পবিত্র কুরআনের বেশ কয়েকটি অনুবাদ ও তাফসীর ইতিমধ্যে বাংলা ভাষায় প্রকাশিত হয়েছে । এসব 
অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কুরআনের অর্থ অনুধাবন করা অনেকাংশে সহজ হলেও আরবী ভাষায় কম 
অভিজ্ঞ লোকদের জন্যে সরাসরি শর্দেঅর্থ বুঝার মত অনুবাদের অভাব রয়েছে । এ অভাব পূরনের উদ্দেশ্যে 
পবিত্র কুরআনের শাব্দিক অর্থ প্রকাশ করার চেষ্টা করেছি। তবে শুধু শব্দার্থ দ্বারা অনেক সময় মূল বক্তব্য জানা 
সন্তব নয়। তাই শব্দার্থের সাথে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রাঃ) এর তরজমা -এ কুরআন 
থেকে ভাবার্থ ও সংক্ষিপ্ত টিকা সংযোগ করা হয়েছে, যাতে মর্মার্থ বুঝতে অসুবিধে না হয়। 

পবিত্র কুরআনের শব্দগুলোর অর্থ চয়নের ক্ষেত্রে আমি প্রসিদ্ধ নির্ভরযোগ্য মুফাস্সীরগণের গ্রহণীয় অর্থকে 
প্রাধান্য দিয়েছি। এ ক্ষেত্রে শাহ রফিউদ্দিন দেহলভী (রাঃ) এর শাব্দিক অনুবাদ (উর্দু) তফসীরে মাআরেফুল 
কুরআন (বাংলা অনুবাদ) ও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের প্রকাশিত আল কুরআনুল করিম (বাংল! অনুবাদ) 
মাওলানা সাইয়েদ আবুল আ'লা মওদুদীর(রাঃ) এর তাফহীমুল কুরআন (বাংলা অনুবাদ) এবং মক্কাশরীফে উম্মুল 
কুরা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ডঃ আবুল্লাহ আব্বাস নদভীর Vocabulary of the 
Holy 00721 (আরবী-ইংরেজী) এর সহযোগিতা নিয়েছি । এ সত্বেও কোন ক্রটি যদি কোন গবেষকের 
সামনে ধরা পড়ে তা অনুবাদককে অবহিত করতে অনুরোধ রইল ৷ বিদেশে অবস্থানের কারণে মুদ্রণ ক্রটি ও রয়ে 
গিয়েছে। আগামীতে তা সংশোধনের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ । 

এই বঙ্গানুবাদ থেকে উপকৃত হওয়ার জন্যে বাংলা শব্দার্থ গুলোকে ডান থেকে বামে বা বাম থেকে ডানে 
পড়ার পরিবর্তে আরবী শব্দের নীচে দেয়া বাংলা শব্দার্থ ও আয়াতগুলোর শেষে দেয়া বাংলা ভাবার্থ পড়তে হবে। 
এভাবে শব্দার্থ ও ভাবার্থ বুঝে কিছুদূর অধ্যয়ন করতে পারলে পরবর্তিতে কুরআনের বাকী অংশের অর্থ অনুধাবন 
সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ । তবে এরপরও পূর্ন কুরআন অধ্যয়নের জন্যে কোন নির্ভরযোগ্য তাফসীরের 
সহযোগিতা নেয়াই উত্তম হবে। | 

এ কাজে জনাব মাওলানা আ, ন, ম, রশীদ আহমাদ এবং জনাব মাওলানা শামাউন আলীর সহযোগিতার 
কথা সকৃতজ্ঞচিত্তে উল্লেখ করছি। 

সবশেষে এ কাজে যা কিছু ক্রটি-বিচ্যুতি হয়েছে তার জন্যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং আমার এ ক্ষুদ্র 
মেহনত যাতে আল্লাহ তায়ালা কবুল করেন তার জন্য তারই দরগায় কাতরভাবে মোনাজাত করছি । 


জেদ্দা, সৌদি আরব 
প্রথম প্রকাশঃ 
২১শে মহররম ১৪১০ হিঃ 
২২শে আগষ্ট ১৯৮৯ 


সূরার নাম 


১। সূরা আল-ফাতিহা 
২। সূরা আল-বাকারা 


৩। সুরা আলে-ইমরান 


al 


১৪৯ 


সূরা আল- ফাতিহা.১ পিলার ৫ পারা,১ 
A 


? BE SELATAN SEITE 


নামকরণ 


-বন্তুর পরিপ্রেক্ষিতেই এ নামকরণ করা হয়েছে । যা ঘারা কোন বিষয়। কোন 
হয়, আরবী ভাষায় তাকেই 'ফাতিহা' বলা হয়। বাংলা ভাষায় তা ভূমিকা ও 


নাযিল হওয়ার সময় 
হযরত বা এর তের এম অধ্যায়ে এ সূরা নাযিল হয়। নির্ভরযোগ্য হাদিস হতে জানা যয যে, 
হযরত মুহাম্মদের (সঃ) প্রতি এ সূরাই সর্ব-প্রথম একটি পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাযিল হয়। এর শুধু কয়েকটি 
খত-আয়াতই সাধিল হয়েছিল, যা বর্তমানে সূরায়ে 'আলাক' সূরায়ে মু রে রেট 


অন্তর্ভুক্ত করা হয়েছে। 
বিষয়-বস্তু 
এ সূরা মূলতঃ একটি প্রার্থনা মাত্র । খোদার এ মহান কালাম অধ্যয়নকারী প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহতা'আলা এ 
প্রার্থনা শিক্ষা দিয়েছেন একে কোরআনের অথভাগে স্থান দেয়ার উদ্দেশ্যে হচ্ছে এ কথা শিক্ষা দেয়া যে, এ মহান 
গ্রন্থ হতে উপকৃত হতে হলে সর্বপ্রথম খোদার নিকট প্রার্থনাই করতে হয়। 
বন্ৃতঃ মানুষের মনে যে জিনিস লাভ করার ইচ্ছা জাত হয় মানুষ স্বভাবতঃ তারই প্রার্থনা করে থাকে এবং সে 
্ার্থনাও ঠিক তখনই করে যখন সে নি 
উক্ত জিনিসটি তারই হাতে নিবন্ধ এবং তার ম 
মজীদের শুরুতেই এ প্রার্থনা স্থান নির্দেশ 
সদ্ধানের উদ্দেশ্যে সত্যানুসন্ধিৎসূ মনোভাব 
J] মূল উৎস মনে করে তারই নিকট পথ 


২২555553555 


ALT: 


০১৩০৩ 


। সূরায়ে ফাতিহা প্রকৃত পক্ষে কোরআন গ্রন্থের ভূমিকা নয়, 
Y বরং এটা হচ্ছে প্রার্থনা এবং কোরআন হচ্ছে তার বাস্তব উত্তর । বস্তুতঃ সূরায়ে ফাতিহা মানুষের একটি প্রার্থনা- 
N বিশেষ এবং মূল কোরআন খোদার নিকট হতে এ প্রার্থনার জবাব মাত্র মানুষ প্রার্থনা করে এ বলে £ হে খোদা. 
[0] হে আমাদের প্রতিপালক। আমাদেরকে সত্যের পথ দেখাও' । উত্তরে আল্লাহতা'আলা পূর্ণ কোরআন মানুষের 

“তোমাদের প্রার্থনানুযায়ী আমার পক্ষ হতে তোমাদেরকে এ জীবন-বিধান দান করা 


গল ২০5২২১৯০২5২ 
ত ত ES TS 5 তি 
RRR: ১৯১৯১৯১১৯১৯ 


EECA 


শি 


৫৩৩৯১০৯৯১১১ 


৬ 


সুরা আল- ফাতিহা.১. ৬ | তিনি পারা,১ 


আছে 
5০৪৩ 


আলফা ৩৩, 


৮ ৯৫) 


Rd 
অশেষ ঈয়াবান আল্লাহর : নামে (গুরু করছি) 


১৯ 


১. সকল প্রশংসা? একমাত্র আল্লাহতা'আলারই জন্যে যিনি সারাজাহানের রব২। 
২. যিনি দয়াময় মেহেরবান। ৩, বিচার-দিনের মালিক । ৪. আমরা তোমারই: এবাদত করিত এবং তোমারই নিকট 
সাহায্য প্রার্থনা করি। ৫, আমাদেরকে সঠিক. দৃঢ়পথ প্রদর্শন কর। | 


না 

A 

L 

\ 
করি (শুধু) | | 
42779) | ৬ পি © ~ yl 
পথ - ন Ld 

¥ 


১। আলাহত আলা তার বান্দাগণকে (দাসদের) এই সূরা ফাতিহা এ জন্য শিক্ষা দিয়েছেন যে, তিনি চান তীর বান্দাগণ প্রার্থনা- | 
1] স্বরূপ এ সূরা তার সমীপে পেশ করুক। j y 
A ২। আরবী ভাষায় 'রব' শব্দটির তিন প্রকার অর্থ হয়ঃ ১- মালিক, প্রভু, মনিব; ২-লালন-পালনকারী, তত্ত্বাবধায়ক, 
g রক্ষণাবেক্ষণকারী; ৩- আদেশ-দাতা, বিধান-দাতা, শাসক, বিচারকর্তা, কার্য নির্বাহক, শৃংখলা বিধায়ক. V 
{| আল্লাহতা'আলা এ সকল অর্থেই বিশ্বের ‘রব'। WY 
/ ৩। ‘এবাদত’ শব্দটিও আরবী ভাষায় তিন অর্থে ব্যবহৃত হয়ঃ ১-পৃজা, উপাসনা; ২- আনুগত্য, আদেশ পালন; ্ 
7 ৩-দানতৃ, গোলামী । 
্ 


etl 
০ 


SE 
৬০ 


৫৮৫৩৫ 7১১১১০০১০১৯ 


fl | 
A 
নি 
A 


তি 


E ॥ 


EIRENE RL 


৫০৩০৩০০৩৩০৫ ১৯১৯১ ERE 


255 
নি 
i 
nh 
A) 
A) 
A) 


নি 


থে 


ৃ 
ৃ 


' 
গর 


৬. এসব লোকের পথ যাদেরকে তুমি পুরকৃত করেছ। 


৭. যারা অভিশপ্ত নয় পথত্রস্ট নয়৪। 
৪ বান্দাহর এ প্রার্থনারই উত্তর হচ্ছেঃ সম কোরআন । দাস আপনার প্রভুর কাছে পথ-প্রদর্শনের জন্য প্রার্থনা 


করছে, আর প্রভু তার দাসের সে প্রার্থনার উত্তরে তাকে এ কোরআন দান করছেন। 
খৃএখানে এঁলোকেদের কথা বলা হয়েছে যাদের উপর অভিশাপ গড়েছে! 
তু 


সূরা আল- ফাতিহা.১ 


| 
DCCC OCS UTD DODD 


. VY 
ATS EEE ES SRT SST ESS 


সূরা আল-বাকারা.২. ৮ পারা.১ 
ES 


NA 
ri 


৯৯ 


| 


Ct 


7১০১ 


A 
A 
f 


fb 


DDD 


নামকরণ 

এ সূরার এক স্থানে ‘বাকারা’ (গাভী) শব্দটির উল্লেখ হওয়ার কারণে গোটা সূরারই নাম নির্দিষ্ট হয়েছে “আল- 
বাকারা” ! কোরআনের প্রত্যেকটি সূরায়ই এত অসংখ্য বিষয়ের বিস্তারিত আলোচনা হয়েছে যে, বিষয়-বন্তুর 
দৃষ্টিতে কোন সূরার সর্বব্যাপক শিরোনাম নির্ধারণ প্রায় অসম্ভব । আরবী ভাষা শব্দ-সম্পদের দিক দিয়ে অত্যন্ত 
এশ্বর্যশালী তাতে সন্দেহ নেই; তা সত্তেও এটা যে মানুষেরই একটা ভাষা তাও অনস্বীকার্য । মানুষ যে ভাষায়ই 
কথা বলুক না কেন, তা অত্যন্ত সংকীর্ণ ও সীমাবদ্ধ ভাব-প্রকাশক বলে এই দীর্ঘ ও বিস্তারিত বিষয়ের ব্যাপক 
অর্থবোধক কোন শব্দ বা বাক্যাংশ রচনা করা যায় না। এ জন্যেই নবী করীম (সঃ) যোদাতা'আলার নির্দেশ 
অনুযায়ী শিরোনামের পরিবর্তে প্রত্যেকটি সূরার নাম নির্ধারণ করেছেন । মূলতঃ এই নামগুলি গোটা সূরার 
নিদর্শন মাত্র | এ সূরার নাম ‘বাকারা’ বলে এতে গাভী সম্পর্কীয় তত্ত্বের আলোচনা হয়েছে, এ কথা মনে করা ভুল 
হবে; বরং এর অর্থ শুধু এতটুকু যে, এ সেই সূরা যাতে গাভীর উল্লেখ করা হয়েছে। 


্‌ নাযিল হওয়ার সময় 
এ সূরার অধিকাংশ আয়াতই মদীনায় হিজরত করার পর মদীনীয় জীবনের প্রাথমিক অধ্যায়ে অবতীর্ণ হয়েছিল । 
এর কিছু অংশ অবশ্য পরবর্তীকালে নাযিল হয়েছে। কিন্তু বিষয়-বন্তুর সামঞ্জস্যের জন্যই তা এ সূরার সহিত 


সংযোজিত করে দেয়া হয়েছে। এমন কি সুদ নিষিদ্ধকরণ সম্পর্কে যে আয়াত কয়টি নাযিল হয়েছে, তাও এ সূরার 
মধ্যে শামিল করা হয়েছে, অথচ. তা নবী করীমের (সঃ) জীবনের একেবারে শেষ অধ্যায়ে নাযিল হয়েছিল। এ 
সূরার উপসংহারে যে কয়েকটি আয়াত সন্নিবেশিত হয়েছে তা হিজরতের পূর্বে মক্কা নগরীতে নাযিল হয়েছিল; 
কিন্তু বিষয়বস্তুর সাদৃশ সামঞ্জস্যের দরুন তাও এ সূরার সাথে মিলিত করে দেয়া হয়েছে। 


অবতীর্ণ হওয়ার উপলক্ষ্য 
এ সূরাকে সুস্পষ্টরূপে অনুধাবন করার জন্য সর্বপ্রথম এর এঁতিহাসিক পটভূমি ভাল করে বুঝে লওয়া আবশ্যক । 
le (১)হিজরতের পূর্বে মন্ধায় যতদিন পর্যন্ত ইসলামের দাওয়াত প্রচার করা হচ্ছিল, ততদিন কোরআন মজীদের 
Y আয়াতগুলিতে প্রধানতঃ আরবের মুশরিকদের সম্বোধন করেই আলোচন! করা হয়েছে। মুশরিকদের পক্ষে 
উট ইসলামের এই আহবান ছিল সম্পূর্ণ নৃতন ও পূর্ব-অপরিচিত। কিন্তু, হিজরতের পর মুসলিমগণকে প্রধানতঃ 
ইয়াহুদীদের সম্মূখীন হতে হয়। কারণ মদীনার সন্নিকটেই তারা বসবাস করত ! তারা তওহীদ, নবুয়্যত, অহী, 
৬] পরকাল ও ফিরেশতা ইত্যাদি সবকিছুই বিশ্বাস করত এবং তাদের নবী হযরত মূসার (আঃ) মারফতে খোদার 
নিকট হতে শরীয়তের যে বিধান নাযিল হয়েছিল, তাও তারা সমর্থন করত । মূলতঃ তাদেরও ‘দীন’ ছিল 
হযরতেরই প্রচারিত “ইসলাম” । কিন্তু কয়েক শতাব্দী-কালের ক্রমাগত অধঃপতন তাদেরকে প্রকৃত ‘দীন' হতে 
বিচ্যুত ও বিচ্ছিন্ন করে বহু দুরে নিয়ে গিয়েছিল । তাদের আকিদা-বিশ্বাসে অসংখ্য প্রকার অনৈসলামিক ভাবধারা 
প্রবেশ করে এক ঘোলাটে অবস্থার সৃষ্টি করেছিল ; অথচ তওরাতে সে সবের কোনই ভিত্তি বর্তমান ছিল না। 
তাদের কর্মজীবনেও অসংখ্য ধর্মবিরোধৌ ও তওরাতের বিপরীত আচার-অনুষ্ঠান ও নিয়ম-প্রথা প্রতিষ্ঠা লাভ 
করেছিল । মূল তওরাতেই তারা মানুষের নিজস্ব অনেক কথাই শামিল করে নিয়েছিল; এমনকি খোদার মূল . 
*কালাম' যতখানি শব্দগত কিংবা অর্থগত ভাবে সুরক্ষিত ছিল, তাকেও তারা নানাবিধ মনগড়া অর্থ ও ব্যাখ্যা- 
বিশ্লেবণের দ্বারা বিকৃত করেছিল । দ্বীন-এর প্রকৃত বিপ্লবী ভাবধারা ও প্রাণশক্তি তা থেকে সম্পূর্ণ রূপে নির্বাসিত 
কহ হু ফু ভুতু কুহু 


৬০০০৩১৩০৩০৬ 


৩২০১০১২১০০১ 


5 


y 


৩৬2 


পট 


CUT TD TTD DPD ACCC CC 


) 
J 


CA CASAL CASAC SAAS CaS 


৯ 


হয়েছিল ॥ বাহক ধার্মিকভার একটা প্র।ণহীর অনয়ৰ মাত্র দভায়মান ছিল । আর তখন এটাই ছিল তাদের নিকট 
সর্বাধিক প্রিয় বন্তু । তাদের আলেম ও পীরগণের, তাদের জাতীয় নেতাগণ ও জনসাধারণের আকিদা-বিশ্বাসে, 
নৈতিক চরিত্রে ও বাস্তব কর্মে চরম বিপর্যয় ঘটেছিল । আর এ বিপর্যস্ত অবস্থার সাথে তাদের মনের এতো গভীর 
সম্পর্ক স্থাপিত হয়েছিল যে, তার কোনরূপ সংশোধনকে পর্যন্ত তারা বরদাশত করতে আদো গ্রন্ৃত ছিল না। 
খু তাদের এই বিপর্যস্ত অবস্থার পরিবর্তনের জন্য এবং তাদেরকে সহজ, সরল ও সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহর 
কোন বান্দাহ যদি চেষ্টা করত, তবে তারা তাকেই নিজেদের দুশমন মনে করত এবং তার এ চেষ্টা-সাধনা ব্যর্থ 
করে দেয়ার জন্য সকল শক্তিদিয়ে দর্বতোভাবে চেষ্টাকরত । মূলতঃ এরা ছিল বিকৃতঘনা ও পথভ্রষ্ট মুসলিম; 
বিদয়াৎ, বিকৃত মতবাদ, খুঁটিনাটি বিষয়ের চর্চা, দলাদলি সৃষ্টি, মূল ও গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে অপ্রয়োজনীয় 
বিষয় নিয়ে মাথা ঘামানো, খোদাকে ভুলে বৈযয়িকতার দিকে অধিক দৃষ্টি ও গুরুত্ব আরোপ করা প্রভৃতি কারণে 
তাদের পতন ও বিপর্যয় এমন এক পর্যায়ে গিয়ে পৌছেছিল যে, তারা নিজদেরকে ‘মুসলিম’ না বলে ‘ইয়াহ্‌দি' 
নানে অভিহিত করতে শুরু করেছিল। তারা যে মূলতঃ মুসলিম, এ কথা তারা একেবারে ভুলেই বসেছিল । খোদার 
প্রেরিত 'দ্বীন'কে তারা ইসরাঈলী বংশের উত্তরাধিকার সুত্রে প্রাপ্ত এক নিজস্ব সম্পদ মনে করে নিয়েছিল | এই 


জানাবার জন্য আল্লাহ তাকে নির্দেশ দিলেন। সূরায়ে বাকারায় প্রাথমিক পনেরো-যোল রুকুতে এই দাওয়াতেরই 
বিস্তারিত আলোচন। রয়েছে ৷ ইয়াহুদীদের ইতিহাস এবং তাদের নৈতিক ও ধর্মীয় অবস্থার যেরূপ আলে|চন| কন! 
হয়েছে, তাদের বিকৃত ধর্মনত ও নৈতিকতার মোকাবিলায় প্রকৃত গ্বীন-ইনলামের মূলনীতিগুলি যেভাবে পাশাপাশি 
পেশ করা হয়েছে, তা দেখে এক পয়গস্থরের উন্মতের পতন হলে তা যে কত তীব্র ও সাংঘাতিক হতে পারে »তা 
অনায়াসেই বুঝতে পারা' যায়। উপর আনুষ্ঠানিক ধার্মিকতার পরিবর্তে প্রকৃত ধার্মিকতা কাকে বলে, দ্বীন- 
ইসলামের মূলনীতি কি এবং খোদার দৃষ্টিতে কোন নব জিনিসের গুরুত্ব রয়েছে উক্ত আলোচনা থেকে তাও 
সহজেই অনুধাবন করা যায়। 

(২) মদীনায় পৌছে ইসলামী আন্দোলন এক নূতনতর পর্যায়ে প্রবেশ করেছিল । মক্কায় দ্বীন ইসলামের শুধু 
মৌলিক নীতির প্রচার এবং এই শ্বীন' গ্রহণকারীদের নৈতিক সংশোধন পর্যন্তই কার্য সীমাবদ্ধ ছিল। কিন্তু 
হিজরতের পর যখন আরবের বিভিন্ন গোত্রের ইসলামে দীক্ষিত লোকগণ চতুর্দিক হতে একই স্থানে এসে সমবেত 
হচ্ছিল এবং আনসারদের সহযোগিতায় একটি ক্ষুদ্রায়তন রাষ্ট্র স্থাপিত হয়েছিল, তখন সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, 
আইন ও রাষ্ট-নীতি সম্পর্কীয় মৌলিক নির্দেশ ও ব্যবস্থা আল্লাহ পাক নাযিল করতে শুরু করলেন | ইসলামের 
ভিত্তির উপর এই নৃতন জীবন-ব্যবস্থ প্রতিষ্ঠিত করার পন্থাও জানিয়ে দিলেন। এই সূরার শেষ ২৩ রুকুতে এই 
সম্পকীয় আয়াতই অধিক রয়েছে। তার মধ্যে অধিকাংশ আয়াত সূচনাতেই নাযিল হয়েছিল । আর কয়েকটি 
‘আয়াত পরবর্তীকালে প্রয়োজন অনুযায়ী অবতীর্ণ হয়েছিল । 

(৩) হিজরতের পর ইসলাম ও কুফরের পারস্পরিক চিরভ্তন দ্বন্দুও এক নৃতন পর্যায়ে প্রবেশ করেছিল । হিজরতের 
পূর্বে কৃফরের ঘরেই ইসলামী দাওয়াতের সূচনা হয়েছিল । বিভিন্ন গোত্রের যে সব লোক ইসলামে দীক্ষিত হচ্ছিল 
তারা নিজ নিজ স্থানে বসেই দ্বীন-ইসলামের প্রচারকার্য সম্পন্ন করত এবং তার প্রতিক্রিয়া স্বরূপ অত্যাচার ও 
যুলম-পীড়ন নির্মমভাবে ভোগ করত। কিন্তু হিজরতের পর এই ইতন্ততঃ বিক্ষিপ্ত মুসলমানগণ যখন মদীনায় 
সমবেত হয়ে একটি এঁক্যজোটে পরিনত হল এবং দ্ষুদ্রায়তন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করল তখন 
মুসলমানদের অবস্থা অনেক পরিবর্তিত হয়েছিল। তখন একদিকে একটি ক্ষুদ্র বস্তি ছিল, আর অপরদিকে সমগ্র 
আরব দেশ একত্রিত হয়ে তার মূলোতপাটনের চেষ্টায় সমগ্র শক্তি নিয়োগ করেছিল। এখন এই মুষ্টিমেয় দলের 
সাফল্যই শুধু নয়, তার অস্তিত্ব রক্ষা পর্যন্ত একান্তভাবে নির্ভর করতে লাগল প্রধানতঃ পাচটি কাজের উপর । 
ই তু সু 


:্ শি 


সস ES 


ED De CSC a A ADD ND DTD DD Dn TDD TaD 


RALLIES 


ese 


০৩ 


০০০৩০৩০০০০৩ 


হু 


০ 


Rs 


শব্দার্থে কুর-১/২- 


2 Cl 


ELLA ERED) k 
8১৪৭1 BDO 


মাদানী আলবাকারা সুরা। 


০১৪৯৯) ৩৮৮০) 2201-9- 
ভিত অতীবমেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নানে (শুরু করছি) 


1222 72572 
৮5 


জন্য হেদায়াত তারনধো কোন নেহ মহাখন্থ (এটা) 
(সংপধনির্দেশ) সন্দেহ (আল্লাহর) সেই 


45 24 নত 
১৪3০ Es 5 FAS 95292 5 OL 055 
তাদের আমরা তা হতে ও নামাজ প্রতিষ্ঠিত করে এবং অদৃশ্যকে বিশ্বাস করে 
রিযিক দিয়েছি যা 
৫2222 


Y 
৩৯০৪২ 
তার! খরচ করে 
১. আলীফ লা-ম মী-ম১। 
২. ইহাঁ জাল্লাহতা'আলার কিতাব, ইহাতে কোন প্রকার সন্দেহ নেই। ইহা জীবন-যাপনের ব্যবস্থা, সেই 
মুড্লাকী'দের জন্যে । 
৩. যারা গায়েবে২ জেদৃশ্যকে) বিশ্বাস করে, নামায কায়েম করেও, আমরা তাদেরকে যে রেযেক দিয়েছি তা হতে 
ব্যয় করে। 
১।এরূপ “হরূফে মুকাত্তা'আত”- বিচ্ছিন্ন অক্ষর সমূহ পবিত্র কোরআনের অনেক সূরার সৃচনাতে আছে। 
তফসীরকারগণ (কোরআনের ব্যাখ্যাতাগণ) এগুলির বিভিন্ন অর্থ বর্ণনা করেছেন। কিন্তু কোন অর্থে তারা এক্যমত 
নন। এগুলির অর্থ জানাও আবশ্যক নয় । কেননা এগুলির অর্থ না জানার জন্য কোরআন থেকে হেদায়াত হাসেলের 
(পথ - নির্দেশ গ্রহনের) কোনরূপ বিঘ্ন ঘটেন।। I | 
২। “গায়েব” - “অদৃশ্য' বলতে বুঝানো হচ্ছে- সেই সমস্ত সত্যকে যা মানুষের ইন্তিয়ানৃভুতির বাহিরে গুপ্ত 
আছে । যা’ সাধারণ মানুষের অভিজ্ঞতা ও দর্শনে বা ইন্দ্রিয়ের গোচরে কখনোও প্রত্যক্ষ ভাবে আসে না যথাঃ 
আন্লাহতা'আলার সত্তা ও গুণ; ফেরেশতাগণ; আল্লাহর প্রত্যাদেশ-বাণী; জান্নাত (স্বর্গ); জাহান্নাম (নরক) 


৩3559552522 42৩555 


৩। “নামায কায়েম” করার অর্থ শুধু যথারীতি ব্যক্তিগত ভাবে নামায আদায়করা নয়। বরং এর অর্থ 
জম্টিগতভাবে যথারীতি নামাযের ব্যবস্থার প্রচলন ও প্রতিষ্ঠা । যদি কোন লোকালয়ে ব্যক্তিগত ভাবে প্রতিটি 
মানুষ যথারীতি নামায আদায় করে; কিন্তু যদি সেখানে সমষ্টিগতভাবে অর্থাৎ জাম'আতের সাথে এই ফরয 
আদায়ের- এই অবশ্যপাল্য কর্তব্য পালনের ব্যবস্থা না থাকে, তবে সেখানে নামায কায়েম করা হচ্ছে বলা যায় 
না। 


সূরা আল-বাকারা.২ ১২ পারা.১ 
শাশ্ি? আরোও লা মদ 
৯৯১০০০১৯4৮৯ ১০৯৮৯১৯৮৯২১ পু 2 TDD OOD Tre TO Dec 


৫ এ চে Ce Ck 23৩: 
যা নাজিলকরা বিশ্বাস করে 


৮৯৫ 


দি 


০, 


রা 

এবং তোনারপ্রি বিষে যারা এবং 
হয়েছে যা | 

CA LETS 27 ০2৮11 A পা) কচ ও ৩52 

OOM ৯১ ৯৯৯১৩ 2 ২০৮৯ ৬৪ ০9১ 
তারা 


রাখে আখেরাতের উপর এবং তোমার পূর্বে নাযেলকরা 
হয়েছে 


১২১৯১৯১৯১৯৯ 


০০১১০০১১১০৩ 


কল্যাণ লাভকারী যারা তারাই . এবং 
এসব লোক) রবের হতে (প্রতিষ্ঠিত) 
2 পার্ট টি 9০9 পপর টবের ৫ 
৪5 গিনি BAS CHEK 
তাদেন্্ জন্যে বরাবর কুফরী করেছে যারা নিশ্চয় A) 


০০০০১১০০০০০ 


(Ro - 
মি 


8. যে কিতাব তোমার প্রতি নাযেল করা হয়েছে (অর্থাৎ কুরআন) এবং তোমার পূর্বে যেসব গ্রন্থ অরতীর্ণ হয়েছে, 
সে সবকেই বিশ্বাস করে এবং পরকালের প্রতি যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে। ্‌ 
৫. বস্তুতঃ এই ধরনের লোকেরাই তাদের খোদার নিকট হতে অবতীর্ণ জীবন-ব্যবস্থার অনুসারী এবং তারাই 
কল্যাণ পাওয়ার অধিকারী ৷ 

৬. যারা (পূর্বেক্তি কথাগুলি) মানতে অস্বীকার করেছে তাদেরকে তুমি সতর্ককর আর নাইকর, তাদের পক্ষে 
উভয়ই সমান,- তারা কখনই ঈমান আনবে না। 

৭. আল্লাহ্‌ তাদের মন ও শ্রবণ-শক্তির উপর 'মোহর' করে দিয়েছেন৪ এবং তাদের দৃষ্টিশক্তির উপর আবরণ 
পড়েছে; বস্তুতঃ তারা কঠিন শাস্তি পাওয়ারই যোগ্য । 


০5০০০১2১৩৩৩ 


সখ 


2 


৪ ।এর অর্থ এই নয় যে, আল্লাহতা'জাল[ মোহর মেরে দিয়েছিলেন সে জন্য তারা মেনে নিতে অস্বীকার করেছিল। 
বরং এর অর্থ হচ্ছে- তারা যেহেতু উপরে বর্ণিত বুনিয়াদী বিষয়গুলি অস্বীকার করেছিল এবং নিজেদের জন্য 
কোরআন- প্রদর্শিত পথ ভিন্ন অন্যরিধ পথ পছন্দ করেছিল, সেজন্য আল্লাহতা*আলা তাদের অস্তঃকরণ ও 
শ্রবণ-ইন্দ্রিয়ে মোহর মেরে দিয়েছিলেন। ্‌ 
EERE NACE CSG LCA LCA YS ৮৯৯৯৯১৩২৬৩৫ ১১১৯১ ৮৯১৯৯১১৯৮১১ 


স্ব 


Narn Pam Man Nanna Wana Wai Wh an “gn Ws ann enn Cn Wins Wn am arn mn eS 


EI 


/ 
হে 


৩:০৩ 


২৯ 


ELDEST AEST CE Ta rn DDD 


SS 


SLSR 


ARES 


২১০০ = = উচ পিউ ত অ “ইউ 


ক রেপ ন (লি 


পু 
সি 


চু 


| র্‌ 


পাঠ ধর্থ। ৫০৬ পা 525 ৫১৯ পি 22 4৫ 
০ তা এ ৪ ১525 (১ ১৩ 2 ১১ 
(তাদেরকে) ও আল্লাহকে তরি ভারত ঈমান আনবে তারা না অথচ আখেরাতের 


১২৫ ১০১ ৫ ৮৮৫৩০৮০১৫2৫ রণ ৩০ SEY ৫. পা 8০প। 
(১০১১৯০৪ ০৫৮৯০] ৯1, ০১৩০ ১০ 5 cl 
তারা অনুভব করে না এবং ভাদেরনিজ্েদের এছাড়া তারাপ্রভারিতকরে না কিনতু ঈমানএনেছে 
এরর 6 


আযাব EU { আল্লাহ তাদেরকে বাড়ালেনতাই 
ব্যাধি 


0 2৫ ৫ 05515 998৬6 Hh Ww 22 


না তাদেরকে বলা হয় যখন এবং তারা মিথ্যা বলত এজন্যে কষ্টদায়ক ' 
যে 

০৯৪ CS ৬ BE ৩৪29 ও চু 

সংশোধনকারী আমরা মূলতঃ  তারাবলে ফাসাদ সাটি 


চিট f 
৮. এমনও কিছু লোক রয়েছে, যারা বলে, আমরা খোদা ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ প্রকৃতপক্ষে তারা 
ঈমানদার নয়। 

৯. তারা আল্লাহ্‌ ও ঈমানদার লোকদের প্রতারিত করতে চায় মাত্র। কিছু মূলতঃ তারা নিজদেরকেই প্রতারিত - 
করে। যদিও সে সম্পর্কে তাদের কোনই চেতনা নেই। 


‘১০. তাদের মনে একটি রোগ রয়েছে, যে রোগকে আল্লাহ আরো বৃদ্ধি করে দিয়েছেন, ' আর তারা যে মিথযকথ 


বলে, তার প্রতিফল স্বরূপ তাদের জন্যে কঠিন পীড়াদায়ক শান্তি নির্দিষ্ট রয়েছে। 


২৯ তাদেরকে যখনি বলা হয়েছে যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করোনা। তখনি তারা বলেছে, আমরা তো 


সংশোধনকারী মাত্র । 


€। “ব্যাধির উর 8 জরি 
কপট ব্যক্তিকে আল্লাহতা"আলা তৎক্ষণাৎ শান্তি দান করেন না, তাকে ঢিল দিতে থাকেন, আর কপট ব্যক্তি 


অধিকতর কপট হতে থাকে। 


— —— 


96৩ cL ও তে 29) ৮১ 9% 10578 253 Gg 
: মধ 


Caracas Nay SCCM SCC ne oe ASS ১১৯৯৩ তত 


লেবেল 0 


DTT 


১ 


পি, 


হু 


২৩৫৩৩৩৩এ Ct ২5৬৩ 


সস 


১০৫ 


বূরা আল-বাকারা,২ ১৪ পারা.১ 


পে পপ ১০০ 8৫ (0 ৩৫ পা 25 25 ১৮৫) eh. 
BL 3003 8) 05 ০3৩৬৪ ০ ALS 
যখন এবং ভারা অনুভবকরে না কিন্তু বিপর্যয় 
টি ৩৫ কচি12 ৯ ু ৮৮ বর্ণে. ১ 1 2924. 0৯৯ 
৩৮৮১ HG PU AAW ভা oO 
ঈমান 
এনেছে 


ঈবানআনবআম্র তারা বলে লোকেরা 


ক 
১৮৮ ৫ ১৪ পির 4৫ 1 পা 
৩০5 26122 29) তা HED করো ডে 
কিভু নির্বোধ লোক ৭ 
এলেছে 


72 Grins 39৩ পাও ৯6 Ld ৫ “2 ৫ 
1) 5 ছে ভিউ a GH WH KH 902৩ ৪ 


রাত 

৬৬ 
যখন এবং আমরাঈমান তারাবলে ঈমান (তাদের সাথে) তারা যিলিত যখন এবং ভারাজানে না 
এনেছি এনেছে যারা হয় 


০০৩ ৩5 ৮ ৩ চি ৮955 এ) ৩ 


আমরা মূলতঃ তোমাদের সাথে নিশ্চয় তারা বলে তাদের শয়তান সাথে গোপনে 
আনরা 


2.07272 >: ১০৮৫5 3 . 24 EAN 432 2/22 
A ও ৩৬ ১ (6, ৩ Awl O ৮৫০৯০ 
ত হিতার be lai Mil bs ১8৪ SE ৬৮৭ 
2540 Hib SA ও এর ৩৫৮০ 
হেদায়াতেরপরিবর্তে গময়াহী. ক্রয় করেছে যারা ৃ হত তারা উদ 7 


১২. সাবধান, প্রকৃতপক্ষে এরাই বিপর্যয় সৃষ্টিকারী । কিন্তু এর কোন চেতনাই তাদের নেই। 
১৩. আর যখন তাদেরকে বলা হয়, অন্যান্য লোকেরা যেরূপ ঈমান এনেছে তোমরাও সেন্দপ ঈমান আন | তখন 
তারা উত্তর দেয়, “আমরা কি নির্বোধ লোকদের ন্যায় ঈমান আনব?” সাবধান, প্রকৃতপক্ষে এরাই নির্বোধ; কিন্তু 
এরা তা জানেই না। 

১৪. তারা যখন ঈমানদার লোকদের সাথে মিলিত হয়, তখন বলে, আমর! ঈমান এনেছি। কিন্তু নিরিবিলিতে 
যখন তারা তাদের শয়তান বন্ধুদের সাথে একত্রিত হয়, তখন তারা বলে, আসলে আমরা তোমাদের সাথেই 
রয়েছি, আর ওদের নাথে আমরা শুধু ঠাট্টাই করি মাত্র। 

১৫. আল্লাহ তাদের প্রতি ঠাট করেন; তিনি তাদের রশি লম্বা করেছেন, আর তারা খোদাদ্রোহিতার ব্যাপারে 


৩০১১০ 


See a ecco rn 


১২২৬ 


পা 


১২ 


২০৩৩ 


VS. 


হু সে ৫৩২৭১১৮০১০৯ 


সূরা আল-বাকারা.২ ১৫ পারা.১ 


রি 2 

n 2 A IIe ০24 cd 
A Orel ও এ ৮৪79৬ স্5 7৬ 
A তার! সত্যপথে চলে এসেছে না এবং তাদের ব্যবসা লাভজনক হয় সুতরাং 
fl না 

£ রর j 

0.2. TT NL প25৫5 ং ৰণৰ 2447 
LE CSG Ga GH BT সি 
A আলোকিত করল অতঃপর আগুন ঘ্বালালো “যে উদাহরণ যেমন তাদের উদাহরণ 
f যখন (এক ব্যক্তির) 

1112 ১৪ ১৯৮৫৫ 4 2 ১21 পপর রত ৫ 
৯3০৮5 5 (১2822. 4৪9 YL 
A অন্ধকার যধ্যে তাদের ছেড়ে এবং তানের আলো আল্লাহ ' নিয়ে ছারঢারপার্খে যা 

টি As 5৫:20. 755... to Ass Hund. 

SOL YI Pe EEF শি MOUS YY 

ধত্যার্বতন করবে না হুর বোবা. বধির তারা দেখতে পায় না 

? 


হু 


কিন্তু এই ব্যবসায় তাদের পক্ষে মোটেই লাভজনক হয়নি। তারা আদৌ সঠিক পথের অনুসারী নয়! 

১৭. তাদের দৃষ্টান্ত এইঃ যেমন এক ব্যক্তি আগুন ভ্বালালো; যখন সমস্ত পরিবেশটি উজ্জ্বল হয়ে উঠল তখন 
আল্লাহ তাদের দৃষ্টিশক্তি হরণ করে নিলেন এবং তাদেরকে এমন অবস্থায় ফেললেন যে অন্ধকারে তারা কিছুই 
দেখতে পায় না? |. | LE 

১৮. তারা বধির, বোবা, অন্ধ; তারা এখন আর প্রত্যাবর্তন করবে না। 


১৩০০০ 


CA AS CA CAL CATA OT BID TA Cl CA A Ak ef ns 


শি 


১৯. অথবা তাদের দৃষ্টান্ত এরূপ যে আকাশ হতে সুযলধারে বৃষ্টি পড়ছে। তার সাথে অন্ধকারময় মেঘমালা, গর্জন 
ও বিদ্যুতের চমকও রয়েছে। 


পৃথক করে সম্পূর্ণ স্পষ্ট-প্রকট করে দিল, তখন দৃষ্টিশক্তি-সম্পন ব্যক্তিগণের কাছে সত্য তত্ব সমূহ স্পষ্ট 
আলোকিত হল; কিন্তু এই সকল মোনাফেক (কপট ব্যক্তি) যারা প্রবৃততি-পূজায় অদ্ধতৃ-প্াপ্ত হয়েছিল তারা সেই 
আলোকে কিছু দেখতে পেলোনা। . 


পু পু 


এ 


= 
রি 


৬। এ কথার তাৎপর্য হচ্ছেঃ একজন আল্লাহর বান্দাহ যখন আলোক বিস্তার করলো এবং সত্যকে মিথ্যা থেকে ' 


/ 
৬ 


৫৫24৩252৮5১ 


রি ১৯২2১১১৮৮৯৯ TDS 1} 


৩০৯০০০০০০০৩ 


হবু হত 


পতি 


কপ 


বারা ৮ চা] 2 প ১317424 

JIU (5515) ৬৫ 9021 2০1 ৬১০০ 

বন্ধ্ধশি হতে তাদেন্র কান | তারা রাখে 
তলোর হু 


ALA aL 2 22 ৮৮৫ ০৪ 15৫ 
bre ) | 
| রি কক 


যখনই 


|) 
চস ED] 


LAE PA 
Ld 


| 


92. 


EG 
৬৩ % 


তারা বন্্ের গর্জন শুনে মৃত্যুরতয়ে নিজেদের কানে আঙ্গুল ঢুকিয়ে দেয়। আল্লাহ্‌ এই সত্যদ্রোহীদের সকল দিক 
দিয়ে বেষ্টন করে নিয়েছেন। . 

২০. বিদ্যুতের চমকে তাদের অবস্থা এতটা সংকটপূর্ণ হচ্ছে যে মনে হয় অচিরেই বিদ্যুৎ তাদের দৃষ্টিশক্তি হরণ 
‘করে নিবে। যখন তার! সামান্য আলোক দেখতে পায় তখন তারা সেই আলোকে কিছুদূর পথ অতিক্রম করে এবং 
যখন তাদের উপর অন্ধকার সমাচ্ছনু হয়, তখন তারা থমকে দাড়ায়৭। আল্লাহ চাইলে তাদের শ্রবণশক্তি ও 
দৃষ্টিশক্তি সম্পূর্ণ রূপেই হরণ করে নিতেন! তিনি নিশ্চয় সর্বশক্তিমান । 


পা Tm HT ACS CECT CO 


০৪ 


হস্ত 


৭। প্রথম উপমা হচ্ছে সেই সকল কপট ব্যক্তিগণের যারা আন্তরিকভাবে ছিল সম্পূর্ণ অবিশ্বাসী, অস্বীকারকারী; 
কিন্তু কোনও স্বার্থ ও সুবিধার খাতিরে মুসলমান বনেছিল আর এ দ্বিতীয় উপমা হচ্ছে তাদের--যারা সন্দেহ দ্বিধা ও 
ঈমানী দুর্বলতার বশবর্তী ছিল। তারা সত্যকে কিছুটা স্বীকার করতো,কিস্তু তারা সত্যের এতটা ভক্ত ও উপাসক 
ছিল না যে তার জন্য তারা দুঃখ-কষ্ট এবং বিপদ-আপদও বরদান্ত করে নেবে। 


২2৩ 


OCS >> 


রা 
ন্‌ 
Y 


he TEESE EE EES 


EEE GH EEG BUI 0০0 
তোমাদের সৃষ্টি 


c . তোমাদের তোনরাএবাদত 
এৰ যিনি - তোমাদের বাদত মানুষ 


(ছিল) 


করেছেন 
CS এত 0 GH 9 ORE 


যমীনকে তোমাদের বানিয়েছেন যিনি ] 


জনা 
ও Ten Ge OF 5 পে 


এরপর পানি, আকাশ থেকে বর্ষণ এবং ছাদ হরণ 
বের করেছেন করেছেন 
রা 


2 রেলে 9 ০? ১৮ টি 

চে pe J ৬৯ টন J 
3 BIST 4b 3935 ৮৫ আর্তি 
অথচ সমতুল্য আলম্ল৷হএ বানাও অতএব 
(অন্যকাউকে) (সাথে) লা 


he £6 Cw চারা টে 5 রা 
৩৬৮ ৩ ৮ IB RSI ও) 29638 
যদি জানে। 


উপর আমরানাধিল তাহতে সন্দেহের মধ্যে তোনরা হও 
চি যা হ্‌ এবং 


DT TODD 


১০ 
DD DTT DDD 


SAAS LILA ELIAS TTS 


CISD DTD LCS CSCC COSA CASS 


0৮৫০১১৫১২৫২ 


কুকু-৩ 
২১. হে মানুষ, তোমরা তোমাদের সেই খোদার দাসত্ স্বীকার কর, যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী সকল 

লোকেরই সৃষ্টিকর্তা । তোমাদের আত্মরক্ষা করার উপায়” এতেই নিহিত রয়েছে। | 
২২. সেই খোদাই তোমাদের জন্যে মাটির শয্যা বিছিয়ে দিয়েছেন, আকাশের ছাদ তৈরী করেছেন, উর্ধাদেশ হতে 

বৃষ্টিপাত করিয়েছেন এবং তার সাহায্যে নানা প্রকার ফল উৎপনুকরে তোমাদের জন্যে রেষেকের (জীবিকার) 

ব্যবস্থা করেছেন। অতএব তোমরা যখন এসব কথা জান, তখন অন্য কাউও খোদার প্রতিঘন্দী* হিসেবে স্বীকার 

করোনা । 

২৩. আমার বান্দার প্রতি যে কিতাব নাযিল করেছি, তা আমার প্রেরিত কি-না সে বিষয়ে তোমাদের মনে যদি 
কোন প্রকার সন্দেহ জেগে থাকে তবে তারমত একটি সূরা রচনা করে আনো। 


৮7 অর্থাৎ পৃথিবীতে ভুল চিন্তা, ভুল দৃষ্টিতঙ্গী ও ভুল কাজ থেকে এবং পরকালে খোদার শাস্তি থেকে রক্ষা পাওয়ার 
আশা। 

৯। অন্যকে আল্লাহর সমকক্ষ বা প্রতিদ্বস্থী গণ্য করার অর্থ হচ্ছে বন্দেগী ও এবাদতের-দাসত ও 
উপাসনা-আনুগত্যের বিভিন্ন ধরনের মধ্যে কোনটি আল্লাহতা 'আলা ছাড়া অন্য কারুর উদ্দেশ্যে পালন করা । 
৩২2১১2৯১৯৮৯ 


ৃ 
fe 
Y 
| 
Lt 


SESE VE ANN SA ea A Jae 


=, 


CTA 


০০৩০০৩০ 
~~ 


bi 
A 


> 


Y 
J 
y 
y 
4 
ু 


সূরা আল-বাকারা.২. ১৮. ূ পারা.১ 
ত 


মী ) 
ET El 
A 6০:৬০ ৩ 4১1 99502 HUGS 1৯ ও ঃ 
নি সত্যবাদী তোমরা হও যদি আল্লাহ ছাড়া তোমাদের ০১ ৫৮০ এবং A 
Al J 7) 
RZ 232d >, রর রর 
নও 52 (198 1১2) 15৬4 ৩ ১1৯৩ র্‌ 9৬ A 
[2] তার ইন্ধন থা দোজখের তোময়াভয়কর তোমরা করতে কক্ষণনা এবং তোমরা কর নাই  যদিকিন্ত [| 
f (হবে) (এনন যে) আগুনের পারবে A 
FAME uy 76৩ ৬ ১০4 EZ 14 1g 
BAGH ১ 26০৮৩ ৬৬ ১৩5 080 
ঈমান তোদেরকে) সুসংবাদ এবং কাফেরদের অন্যে প্রত্ুত করা পাথরসমৃহ ও মানুৰ "| 
হয়েছে : 

A 


৯০ 


দেয়া হবে 

LG [৫ 2৪ পিএ ০9১৫2 ৮2১7১, ২ £1 

৮৪১৩০ dl ১ ০৩৪) Gy 1৩০ 

সদৃশ হবে যা দেওয়া এবং ইতিপূর্বে আমাদের রিযক (তাই) এটা, 
(পরম্পরে) হয়েছিল দেওয়া হয়েছিল যা 


০১৬৬৮ ৬ 2 58865 29 ও 


১০০০৩৩৩৩৩25 


তত 


এ hem ren htm 


চপ 


৯৮৯৩ 


কল | 
৫৩৫55 


গু 


৬ 


: 
রণ 
চিরস্থায়ী হবে তারমধ্যে তারা এবং পৃত পবিত্র স্ত্রীর তারমধো 


এজন্যে তোমাদের সকল সমর্থক ও একমতের লোকদের একত্র কর, এক আল্লাহ ছাড়া আর যারযার 
তোমরা চাও তা গ্রহণ কর: তোমরা সত্যবাদী হলে একাজ অবশ্যই করে দেখাবে । 
২৪. কিন্তু তোমরা যদি তা লা কর- নিশ্চয় তা কখনো করতে পারবে না, তবে সেই আগুনকে তোমরা ভয়কর যার 
ইন্ধন হবে মানুষ ও পাথর১০ যা সত্যদ্রোহী লোকদের জন্যে নির্দিষ্ট ও প্রস্তুত করা হয়েছে। - 
২৫. এবং হে নবী, যারা এই কিতাবের প্রতি ঈমান আনে এবং (সেই অনুসারে) নিজেদের কাজকর্ম সংশোধন করে 
' নেয়, তাদের এই সুসংবাদ দাও যে তাদের জন্যে এমন সব বাগিচা নির্দিষ্ট রয়েছে যে গুলির নিন্নদেশ হতে 
বর্ণাধার প্রবাহিত থাকবে । এসব বাগিচার ফল বাহ্যতঃ দেখতে পৃথিবীর ফলসমূহের মতই হবে। যখনি কোন 
ফল তাদের খেতে দেয়া হবে; তখনি তারা বলে উঠবে- এধরনের ফলই ইতিপূর্বে পৃথিবীতে আমাদেরকে দেয়া 
হতো । তাদের জন্যে তথায় পবিত্রা স্ত্রী হবে এবং তারা সেখানে চিরদিন থাকবে। . 


৩ হত 


nn Pe One ২২৩ 


সু 


৩ 


wh 


০৫৬৩৩৫৩০১৯৯ 


সূরা আল-বাকারা.২ ১৯ পারা.১ 


১০৫৩০০১০০০৯ 


২ 

10522252242 27 } 

165% ৩ 463% 0 58 ০৬৯০ GEL YM Gh 
তারচেয়ে কিন্বা মশা যা দৃষ্টান্ত পেশ করতে  লঙ্ছাবোধ না আল্লাহ নিশ্চয় [8 

fl ক্রতর যা ্‌ ৪ রা 


টপ > w > ন্ট ৯৫৫ পা এরপর ১০৫ রি ৫ 7৫৫ 
G9 2956 09 6০ Bf ০৮৬ al ৬১ ভর 
রত রে রা রে ন্‌ 


আর তাদেররবের পক্ষথেকে সত্য তানিশ্চয় জ্রানতেপারেতখন ঈমান 


সস 


ও 


A 4 | pt PAS রে LLL বিবি চর ) 
৩০1৩৪ 2) 361 1১0 ৩৪৮১ 126 রি | 


NANT 


03 ০ 5 2৬ & ৩৪৫ MES ৭ ৪ | 


০৯৫ 


এদিয়ে বিভ্রান্ত, না এবং অনেককে তাদিঘ়ে. পথ প্রদর্শন এবং অনেককে তা দিয়ে [িনিবিজ্তা্ 
কপেন করেন করেন 


স০৯০০০০০০০০০০০০০-০৯১০১১১১৮০ 


সু 


"gp 


০০০০ 


২৬. বস্তুতঃ আল্লাহ মশা কি তদাপেক্ষাও নিকৃষ্টতর কোন জিনিসের দৃষ্টান্ত পেশকরতে কিছুমাত্র লজ্জাবোধ করেন 
না ১১। যারা সতাকামী ঈমানদার তারা এই উদাহরণ সমূহ দেখেই জানতে পারে যে তা সত্য, তা তাদের খোদার 
নিকট হতে এসেছে। আর যারা (সত্যকে) মানতে প্রস্তুত নয়, তারা সেই দৃষ্টান্তসমূহ শুনে বলতে শুরু করে যে, 
এধরনের উদাহরণের সাথে খোদার কি সম্পর্ক থাকতে পারে? এভাবে আল্লাহ একই কথা দ্বারা বহু লোককে 
বিভ্রান্ত করেন এবং বহলোককে সঠিকপথ প্রদর্শন করেন । আর বিভ্রান্ত তাদেরই করেন যারা ফাসেক ১২। 

২৭. যারা খোদার প্রতিশ্রুতি সুদৃঢ় করে নেওয়ার পর তা ভঙ্গ করে১৩, 


১১। এখানে একটি অভিযোগের উল্লেখ না করে তার জওয়াব দেয়া হয়েছে। কোরআনের বিভিন্ন জায়গায় 
প্রতিপাদ্য বিষয় সুস্পষ্টরূপে বুঝবার জন্য মাকড়শা, মশা, মাছি ইত্যাদির যে উপমা দেয়া হয়েছে সে সম্পর্কে 
বিরুদ্ধ-বাদীদের আপত্তি ছিল- এ কি ধরনের আল্লাহর কালাম (বাণী) যার মধ্যে এরূপ তুচ্ছ বন্তুসমূহের দৃষ্টান্ত দান 
করা হয়েছে? . 

১২। “ফাসেক" - এর অর্থ খোদার নির্দেশ অমান্যকারী, তার আনুগত্যের সীযা-লংঘনকারী ৷ 

১৩। রাজা বা সম্রাট তার কর্মচারী ও প্রজাগণের প্রতি যে আদেশ বা নির্দেশ দান করেন তাকে আরবী ভাষায় 
“আহদুন' বলা হয়। আল্লাহর “আহদ” অর্থঃ তার সেই স্থায়ী ফরমান যাতে সমগ্র মানবজাতিকে একমাত্র তারই 
আনুগত্য-উপসনা, বন্দেগী-আরাধনা করার নির্দেশ দান করা হয়েছে । ৰ 
৫৫424442455 


CE 


ES 


পু 


২৯ 


LES 


ARELLANO NS ERASER: 


ৰ ৮2৮২৯০২০৬০৪ ফা 
ARREARS LL 


সি 


(৬৬ 
We শিপ 
সি Ke Ca CAA CAL 


০১০ 


শা 


| চি 12 -£ পা স্পা নু পা ১৬ পা 3০ 22 fl 
I oud Pf ADI ০১৩৯৪ 
কিরূপে ক্ষতিগ্রস্থ (তারাই) এঁসব(লোক) পৃথিবীতে তারা বিপর্যয় ky 


265 BEG OH RS 5 hl CHS 
৬ PA le 
এরপর তোমাদের মৃত্যু এরপর জের পরে 'মৃত অবস্থায় তোমরা অথচ আল্লাহকে তোমরা অস্বীকার 


দেবেন করেছেন ছিলে 2 
লে পর ৩০ পর ৩ ক পি 22 


এ 8% 8 GH 29০22 BY AS 


6৪৫ HD এ. এন ge ৩৪০ ও 


তাদেরকে অতঃপর আকাশের দিকে লক্ষ্য দিলেন এরপর সবকিছুকেই পৃথিবীর মধ্যে 


SAC CC TDD DDD OTD Tn 


eg 


RG = 
০০৩৩০৩৩০৩০৩ 


52 ৫ EX wi 3 ds Cd 11৮ পার্টি 
ORF 508 ৬5 2১ ১৬১৮৭ শর 
সহাজ্ঞানী জিনিষ সম্পর্কে সব তিনি এবং আসমান সাত 
১১০৭৭ Mae J aa Ld ছিন্নকরে১৪ এবং পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করে; প্রকৃতপক্ষে এসব 
হবে।: 
২৮. তোমরা খোদার সাথে কুফরীর আচরণ কিরূপে করতে পার? অথচ তোমরা প্রাণহীন ছিলে, তিনিই তোমাদের 
জীবনদান করেছেন। অতঃপর তিনি ভোমাদের প্রাণ হরণ করবেন এবং অতঃপর তিনিই তোমাদের জীবন দান 
করবেন। এরপর তারই নিকট তোমাদের ফিরে যেতে হবে। 
২৯. একমাত্র তিনিই তোমাদের জন্যে পৃথিবীর সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, অতঃপর উপরের দিকে লক্ষ্য করলেন 
এবং সাত আকাশ১৫ রচনা করলেন। বস্তুতঃ তিনি প্রত্যেকটি জিনিস সম্পর্কেই অভিজ্ঞ । 


১৪। অর্থাৎ যে সমস্ত সম্বন্ব-সম্পর্কের প্রতিষ্ঠা করা ও যা মজবুত করার উপর মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত 
কল্যাণ নির্ভরশীল ও যা সুষ্ঠু-সঠিক রাখার জন্য আল্লাহতা'আলা আদেশ দিয়েছেন এ সকল ফাসেক-লোক সেই 
সম্বন্ধ-সম্পর্ক গুলি ছেদন করে। 

১৫। সাত আসমান" এর প্রকৃত স্বরূপ কি -তা সঠিক ভাবে নির্ধারণ করা দুরুহ। প্রত্যেক যুগে মানুষ “আসমান” 
অন্য কথায় উর্লোক সম্পর্কে নিজেদের পর্যবেক্ষণ ও অনুমান অনুযায়ী বিভিন্ন ধারণা-কল্পনাপোষণ করে আসছে; 
আর বরাবর এক ধারণা-সমূহ ও পরিবর্তিত হয়ে আসছে। মোট কথা, মোটামুটি ভাবে এতটুকু বুঝে লওয়া 
দরকার যে- প্রথিবী উর্ধে বিশ্বের যে অংশ আছে আল্লাহতা আলা তাকে সাতটি দৃঢ় স্তরে বিভক্ত করে রেখেছেন, 
অথবা এই বিশ্ব-জগতের যে অংশে ভূমন্ডল অবস্থিত তা সাতটি স্তর বিশিষ্ট। 


০০০৩০৩০০০০০ 55৩৩ 


PCR pp স্বস্তি on a gr স্থ ১৮৯৩ 
ESTOS TCE SESS OUST ৯৯১১৩ ৯১ DT mS 


ও 
Y 
রব 
১) 
$ 
১০ 


2৩৬০৩৩০৬৬৬০ 
9 EY 
০৪৯ 01 


তর 

আমি 
2» এপার পা টিলা ১৬ EB ৩০০ পাঠিত ০00 তা সপার্র্ 
৬ * ew ৪9 
৩৬১ ৪ ৬৮৪০ ০৬ 


ঝরাবে ও তারমধ্যে ফাসাদ সৃষ্টি যে তারমধ্যে আপনি কি 
করবে (পৃথিবীতে) বানাবেন 
A224 22, 


র A dA B42 রব পট অপু পর্ণ পপ 
৪১৮০৮ ও পেশ ০৮৬১ ১ ৪৬০০ 
তোমরা আন না যা জানি পবিত্রতা ও আপনার 
বর্ণনাকরি প্রশংসা 


৮৯ পা দা? পপ ৩০১ NAA ৫ ৫ এ পাঠ ৮ | পর্কি রা 
VELA Be ৮৪০৮ 2 ৬৮৯৯ 291 ৮6 5 
ফেরেশতাদের সামনে তাদেরকেউপস্থাপন আদমকে 1শখালেন এবং 
করলেন 
রা + Eo ১ 
OCIS ৩) 


সত্যবাদী . তোমরা যদি 
হও 


B21 NH OLE তি এ 1৮৫51 ১ 
9 এ ও) ১৪৪6 CSL উনি SJ ৫০ BH 


মহাজ্ঞানী আপনিই নিশ্চয় আমাদেরআপনি যা এছাড়। আমাদের জ্ঞান না আপনি পনির তারা 
আপনি খয়েছেন ( বলেছিল 


DDD DTN TD POTD 
+ 


১১৯১৯ 


ঃ 


L 
Y 


Et 


শিখি 


১৩০০০৩০০০০০ 


২৫৩৫৩ 


কুকুঃ8 
৩০. সেই সময়ের কথাও কানা করে দেখ, যখন তোমাদের রব ফিরেশতাদের বললেন, “আমি পৃথিবীতে এক 
খলিফা নিযুক্ত করতে ইচ্ছুক" । তারা বললঃ আপনি কি পৃথিবীতে এমন একটি জীব সৃষ্টি করবেন যে উহার 
নিয়ম শৃঙ্খলা নষ্ট করবে এবং রক্তপাত করবে? আপনার প্রশংসা ও স্বতিরসাথে তসবিহ পাঠ ও আপনার পবিত্রতা 

বর্ণনা করার কাজতো আমরাই করছি। উত্তরে আল্লাহ বললেন, “আমি যা জানি তোমরা তা জান না" । 
৩১. অতঃপর আল্লাহতা'আলা আদমকে সকল জিনিসের নাম শিখিয়ে দিলেন এবং তা সবই ফিরেশতাদের সম্মুখে 
পেশ করলেন। বললেনঃ তোমাদের ধারণা যদি সত্য হয়, (কাউকে খলিফা নিযুক্ত করলে বিপর্যয় দেখা দিবে) 
তবে তোমরা এসব জিনিষের নাম একবার বলে দাওতো। 
৩২, তারা বললঃ সকল দোষক্রটি হতে মুক্ত একমাত্র আপনিই; আমরাতো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি 
, প্রকৃতপক্ষে সর্বজ্ঞ ও সবদ্রষ্টা আপনি ব্যতীত আর কেউই নেই। 


স্ব 


TESA 


তত, 


ph 


DDD 


5০০০০৩০০৩০১ 25 


AAAS SERS 22 


তু হত 


এ, 


DNA) 


সূরা আল-বাকারা.২ ২২ পারা.১ 


| 
0 


2 


DEAT 


সা 


কর 
১৮৩ ৬৪৪ পর্ণ ৪৮ তরি শা OU coglel 


আসমান জানি আমি নিশ্চয় তোমাদেরকে আমি 
সমুহের অদৃশ্যকে বলি নাই কি 24 তাদের নামগুলো 


পা. পা 95 ১৪ ৫. পা পা ৩০৪ [টপ ০৫৮৫৮ /2 
2 505 নতি 9 ০১৩১ ও ৮৬ wom 
যা 


. স্বখন ং্‌ 
টি হাতি CHR OU তোমরা ও তোমরাপ্রকাশ যা জানি আমি এবং যমীনের ও 
bg কর 


১৬২০৬০১২২২২ 


DDD AT TOT TA DDD TDP 


DD 


SS 


১৩২ 


গেছি 


1 পর্ন প্ৰ NALA তা] 95 ৯৬ পপর পা 2 
31 ৬, DL ৩৪০০১ ০০৯) ৩৩০ SAND ভি 
সে অমান্য ইবলিস ব্যতীত তখনতারা সিজদা আদমকে তোমরা সেজদা কেরে রম আমরা 

কম্বল করল কর দেরকে বলেছিলাম 


+ FPA ১.৪ / ৮৩1 2 চি 2 
> ১] 1 {12 5 তা 06 ০৫ Ed 
১ ০১৫ ৩5 26 05১৮৩] Cs 0৬ SEHK 
বসবাস আদম হে আমরা এবং সে হল এবং অহংকার করল ও 
্ ls le কাফেরদের অন্তৰ্ভুক্ত 


Ad ৮27৯ ৮১৮ £/%৫042 পর্ব £62 পা ১ পা পারত 
১০৩৩৪ ৬16 ৩৩ ৮৫ £ wal ০৩৯১) 2 ৬ 


না এবং তোমরা চাও যেথায় হ্বাচ্ছন্দে তা হতে দুজনে এবং জান্নাতে তোমার ত্রী ও তুমি 
খা 


DID 


দুজনে ও 
> ঙ / EAL EAA et ১৮১৫ 
৫ 
যালেনদের ক্রু তোমরা অতঃপর এ 
দুজনে হনে 95 5 0৮7 


৩৩. এরপর আল্লাহ বললেনঃ “হে আদম! তুমি এই জিনিসগুলির নাম তাদের বলে দাও ৷" আদম যখন তাদেরকে 
সকল নাম বলে দিলেন তখন আল্লাহতা'আলা বললেন, তোমাদের কি বলিনাই, “আমি আকাশ ও পৃথিবীর সেই 
সব নিগঢ় তত্‌ জানি যা তোমাদের অজ্ঞাত। বস্তুতঃ তোমরা যা প্রকাশকর, আমি তাও জানি, আর যা তোমরা 
গোপন কর, তাও আমার জ্ঞাত” । 

৩৪. অতঃপর আমি যখন ফিরেশতাদের আদেশ করলাম যে আদমের সামনে নত হও, তখন সকলেই অবনত হল 
কিত্ু ইবলিস অস্বীকার করল। সে তার শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফারমানদের মধ্যে শামিল হয়ে 
গেল। 

৩৫. অতঃপর আমি আদমকে বললামঃ তুমি-ও তোমার স্ত্রী উভয়ে বেহেশতে বসবাস করতে থাক এবং এখানে 
যাই চাও পূর্ণ স্বাচ্ছন্দেরসাথে খেতে থাক; কিন্তু এই গাছটির নিকট যেওনা, অন্যথায় যালেমদের মধ্যে গণ্যহবে। 
ই ৩২ ৩৩০৩০৩০৮ 


LARA ETS NRRL 


ES EAS ASR RLS LLNS SS GARAGES 


Pant 


ও 


০৩৩৩৩ 


en Sn SS 


CELIO 


SAE 


Nan! 


CCC NRE 


চে 


2 
ga 


৫ 
hs 


ত 
জি 


A 


বি ১ টী: A 


A] 
EE 
তা হতে 075 বৃ 


১১) 


bs (এখান থেকে). 
CAAT TA 11:7৫ 2 27/) Tadd 2 452 
৮৫ I 56 SS 022 Bows 1৬ 
তাকে তিনি ফলে কিছু বাণী তার রবের নিকট আদম  শিখেনিল তখন একটা নির্দিষ্ট পর্যন্ত জীবনসামনী 
মাফ করলেন (ও ক্ষমাচাইল) হতে সময় 


৭৫2 Ge kh Woes 4 ৫ 


সবাই এখান থেকে তোমরা নামো আমরা মেহেরবান বড় ক্ষমাশীল তিনিই: 


Z2 2১ এআ ১ রো 
১৩০ ০ (০৫ 


যে তখন পথ নির্দেশনা আমার তোমাদের কাছে যখনঅতঃপর 
পক্ষ হতে আনবেঅবশাই 


০৯০১১০০০০০০ 


সপ 


৩৫৩ 


মেনে 

চলবে 
HS ৮6 Gy 5965 হে ৩০৪৫ 
(4 fad ৬ রা 
ৰ এবং .বিষন্ন হবে তারা শা এবং তাদের জনে) 


ND 


০৮০] 


৩৬. শেষপর্যন্ত শয়তান উভয়কেই সেই গাছ সম্পর্কে প্রলোভিত করে আমার নির্দেশ অমান্য করতে প্রস্তুত করল, 
এবং ভারা যে অবস্থায় ছিল তা হতে তাদেরকে দূরে নিক্ষেপ করেই ছাড়ল। আমি আদেশ করলাম যে এখন 
তোমরা সকলেই এই স্থানহতে নেমে যাও । তোমরা একে অপরের দুশমন; একটা বিশেষ সময়পর্যস্ত তোমাদেরকে 
পৃথিবীতে থাকতে এবং সেখানেই জীবন-যাপন করতে হবে। 
৩৭. তখন আদম তার খোদার নিকট হতে কয়েকটি বাক্য শিখে নিয়ে তওবা করল। তার খোদা তার এই তওবা 
কবুল করলেন। কেননা তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী । - | 
৩৮. আমি বললাম, তোমরা সকলেই এখান হতে নেমে যাও । অতঃপর আমার নিকট হতে যে জীবন-বিধান 
ভোমাদের নিকট পৌছবে, যারা আমার সেই বিধান মেনে চলবে, তদের জন্যে কোন চিন্তা ও অবনার কারণ 
থাকবে না। 
৩৯. আর যারা তা গ্রহণ করতে অস্বীকার করবে এবং আমার বাণী ও আদেশ-নিষেধকে মিথ্যা মনে করবে, তারা 
নিশ্চয় জাহান্নামী হবে এবং সেখানে তারা চিরদিন থাকবে। 
তত 44402555255 


lk 


WY 
A 
| 
| 
র 


J 
্ 
|. 
/ 
J 
J 
{ 


পে 


2 ১৮১% রব 


১১১৯১০১১৯৮১ 


২১ 


০৩ রা কা 
০১৯2৫ GEL 
তেঁমিরা ভয় কর শুধু এবং তোমাদের কহে) শে 


৫% চি ধা 2৫ Yr $০ SHE 152 


প্রথম UE তার আমি নাযিল এ ণ 
মি (মর 
পে 


৫. দিত গর ০৯ | রি 2922 
১১৯১ ৬ GL 


১১১৯১৯০৯৯৯৯ 
১১৯৯৯৮৯১৯৯৯ ৯৯৯৯১৯৯১ 


nd me 


ক সুপ 
কহ ত কহ তু ৯৮৯৯ 


anim Nea Nm Nam Nan ২৩৫০৫ A 


৮১৮৯২১৯৯৮৯১ 


Ue 
| 
| 


1৫ 4 200 
$521 1521 $ 69১০) 125 
জাকাত 7 ১৮ এবং 


0 ree 


৩ 


০০৩০১৩০০০৩৫ 


HE 


নর CRE SRC NTS লিও 
পুরণ কর, তাহলে আমিও তোমাদের প্রতি দেয়া প্রতিশ্রুতি পুরণ করব; এবং তোমরা একমাত্র আমাকেই ভয়কর। 
৪১. এবং আমার প্রেরিত কিতাবের প্রতি তোমরা ঈমান আন যা তোমাদের নিকট যে কিতাব রয়েছে তার সত্যতা 
প্রমাণকারী ৷ অতএব সর্বপ্রথম তোমরাই তা আমান্যকারী হয়োনা; এবং সামান্য মূল্যে১৮ আমার বাণী বিক্রি 
করোনা; আমারই ক্রোধ হতে তোমরা আত্মরক্ষা কর। 

৪২. মিথ্যার আবরণে সত্যকে সন্দেহযুক্ত করে তুলোনা; আর জেনে-শুনে তোমরা সত্যকে লুকাবার চেষ্টা 
করোনা । 

৪৩. নামায কায়েম কর, যাকাত দাও; 


১৭। পবিত্র মদিনা ও তার নিকটবর্তী এলাকায় বিপুল সংখ্যায় ইহুদীদের বসবাস থাকায়, এখন থেকে কয়েক রুকু 
পর্যন্ত তাদের উদ্দেশ্যে তবলীগ (ধর্মোপদেশ দান) করা হয়েছে। 

১৮। “সামান্য মূল্য'- এর অর্থঃ পার্থিব স্বার্থের জন্য তারা আল্লাহর আদেশ-নিষেধ উপদেশকে খন্ডন ও 
প্রত্যাখ্যান করছিল। সত্যকে বিক্রয় করার বিনিময়ে মানুষ পৃথিবী পূর্ণ ধন-সম্পদ লাভ করলেও তা যৎসামান্য 
মূল্য বটে, ০5১৬৮ 


(৩৩০৩০৩০০০৩০০০০০০০৩১০৩৭ 


চস 


9 
পপ 


হে 
/ 


L 


সুরা আল-বাকারা.২ ২৫ পারা.১ 
বু হু 


নু) ৫৬ 5৫৯9 6 2. 

র্‌ নেকীর লোকদের তোমরা নির্দেশাদচ্ছ কি A টে ন 
ক্ষকুকর 

A HEE A ভাতে RIL BA p37 ১৮৫৫ vr 

R ১]. ৮৩৮০ ৩৯৬৩ ol ১ ৯০৫১] Ost 2 

নি না তবে কি কিতাব তেলাওয়াত কর তোমরা অথচ তোমাদের তোমরা তুলেযাচ্ছ আর 


১০ 


০০০০০০৩১০০৩ 


A / 2) [a / > 3০9৩ টড পাত (4 
L 2 ১৪১৯০] 5 AL sl OOS 


(সোখে) সাহায্য 
যায়! . বিনীতদের 


বিশ্বাস করে উপর তবে বড় অবশ্যই, 

(কঠিন নয়) (কঠিন) 

প৯৮) টা 1 5 ১৪৫ ৫5৬৫ ১2১06 TA 

ভে ৩০৯৯ lL ৮৪91 ১৪9) 1 ূ 

সম্তান হে প্রত্যাবর্তনকারী bh তারা নিশ্চয় এবং তাদের রবের সাক্ষাৎকারী তারানিশ্চয় 
সাথে 

Ad ৪৩১৮৫ প্রুণ্ও ৬225 0 a2 ৯৮১) 

৬০০৯০) টো (৪৮৪ 1931 05511 

তোমরা ইসরাইলের 


তোমাদের উপর আমি নেয়ামত য়া আমার 
দিয়েছি নেয়ামতকে স্বরণ কর 


আর যারা আমার সম্মুখে অবনত হয়, তাদের সাথে মিলিত হয়ে তোমরা নতি স্বীকার কর। 
৪৪. তোমরা অন্যলোকদেরকে ন্যায়ের পথ অবলম্বন করতে বল, কিন্তু নিজদেরকে তোমরা ভুলেযাও, অথচ 
তোমরা কিতাৰ অধ্যয়ন করতে থাক, তোমাদের বুদ্ধি কি কোন কাজেই লাগাও না? J 

৪৫. তোমরা ধৈর্য ও নামাজের মারফতে সাহায্য চাও। নামাজ নিঃসন্দেহে একটি শক্তকাজ; কিন্তু সেই অনুগত 


বান্দাদের পক্ষে তা মোটেই কঠিন লয় । 
৪৬. যারা মনেকরে যে শেষপর্যন্ত খোদারসাথে সাক্ষাৎ করতে এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করতে হবে 


০৩৩৩০১৩০০০৩ 


SC 


৮০ 


CES 


TES 


|) 
[|] 
০৩০৩০০১০৭১০ ৫৫৩১০০2০১০০ 


DDT 


"৪৭১ হে বনী ইসরাঈলেরা, আমার সেই নেয়ামতের কথা স্মরণ কর, যা আমি তোমাদের দিয়েছি। 


৮১৯১ 


২২০১ 


9৩৩৫০ ৩ 


৩৩ 


ed 


RACAL 


: 


৯৮৫৩4৫৫৫৫44 
শব্দার্থে কুর-১/৪__. | 


সূরা আল-বাকারা.২ ২৬ পারা.১ 


বি সা ৮৯৯ 
দি 5:৫০ ত্র ভি HER LLIN IL শা 2 
2০ ৫ ৭ ৬৮ 291 Sod ৩৩ EELS SH 
[0] কোন কাজে (যখন) সেদিনকে তোমরা এবং বিশ্ববাসীর উপর তোমাদেরকে আমি এবং A 
A থাণী yl 1, শ্ৰেষ্ঠতু দিয়েছে ঠা 
নি +o ৫১০ "৫ EAL RD. পাও পট প১5 ৫৫ (১৫ 2% গ্রে 
মি ১১ 25৬5 GS 998 ৭ 5৬6 ০৮৮ ০৪ RH 
নেওয়া হবে না আর কোন্‌ তারথেকে কবুল করা না এবং কিছুই (অন্যকোন) জন্যে A 


১১৮ 


০১০১ 


A 


সুপারিশ হবে (মাত্র) প্রাণীর 
2. ৬ রর এ 26 
Pa ৮৪ ৬ 


2 ৮ ৩০০৮১ 23 A IEA CA 
5 31 590১০ ৮১9 ৩৩৬ ৩৫ 


০০-১৩৭০০৩০১৩৩১০০০৩০০৩-১৩০০৯৮১৮৯১৯৯৯১১ সস 


A| হতে তোমাদেরকে (শ্বরণ কর) এবং সাহায্য করা হবে তাদের না এবং কোন বিনিময় তারথেকে 
A ‘মুক্তিদিয়েছিলান যখন A 
পা ৩০৪৬ 2s ad? ৪ ১ ১১০ 242২ 1 
০৮১৩৩ আও পিএ 92 এ | 
J তারা জবেহ করত আযাব নিকৃষ্ট তোমাদ্রেকে তার ফেরাউনের ৬৭ 
দরে রা 
| 93 BS OS ট 5 এও Os 5 তি ৬ 

পক্ষহতে পরীক্ষা এবং তোমাদের কন্যা জীবিত যাবত এবং 
| bs (ছিল) স্তা্নদের 
একথাও স্বরণ কর যে আমি তোমাদেরকে দুনিয়ার জাতিসমূহের উপর শ্রেষ্ঠত্ব দানকরেছি**।- 
[| ৪৮. এবং সেদিনের ভয়কর যেদিন কেউ কারো কোন কাজে আসবেনা, কারো সম্পর্কে কোন সুপারিশ গ্রহণ করা 
২১] হবে না, কোন কিছুর বিনিময়ে কাউকে ছেড়ে দেয়া হবেনা এবং পাপীদের কোনদিক হতেই সাহায্য করা হবেনা। 
Y ৪৯. স্বরণ কর সেই সময়ের কথা, যখন আমরা তোমাদেরকে ফিরাউনী দলের২০ দাসত্ব হতে মুক্তিদান 
২ করেছিলাম- তারা তোমাদেরকে কঠিন যাতনায় নিক্ষেপ করে রেখেছিল, তোমাদের পূত্রসস্তানদের যবেহ করত 
র্‌ এবং তোমদের কন্যাসম্তানদের জীবিত রাখত; বস্তুতঃ এ অবস্থায় তোমাদের খোদার পক্ষ হতে এক কঠিন পরীক্ষা 
Y তোমাদের সামনে উপস্থিত হয়েছিল। 
{| রে 
fi ১৯. এর অর্থ এই নয় যে, চিরকালের জন্য দুনিয়ার সকল জাতির উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছিল। 
A বরং এর তাৎপর্য হচ্ছেঃ এক সময় দুনিয়ার জাতি-সমূহের মধ্যে তোমরাই সেই একক জাতি ছিলে যাদের 
কাছে আল্লাহ-প্রদত্ত সত্যের শিক্ষা বর্তমান ছিল এবং যাদেরকে জগতের জাতি-সমূহের নেতা ও পথ প্রদর্শক 
/ বানানো হয়েছিল; যেন তোমরা বিশ্বে প্রতিপালক-প্রভু আল্লাহতা'আলার আনুগত্য-উপাসনার পথে সকল bY 
{| জাতিকে আহবান জানাও ও চালাও ৷ 
Y ২০. “আলে ফেরাউন'-এর অনুবাদ করা হয়েছেঃ ফেরাউনী দল । এর দ্বারা ফেরাউনের বংশ ও মিশরের শাসক : 
] শ্রেণী উভয়কে বুঝানো হয়েছে। র্‌ 


৪5 


| 
৪৮, 


৫৫৩৩4 ০০১০০১০১১১২ 


সূরা আল-বাকারা.২. ২৭ . পারা.১. 
৩ aie ae te NESE 


2 J ৮. 
টে রর 215 পরার ৭ Ya 2 / 
nN ৪ 5৩১১৫ Ee রড yo ১) 5 
আমরা এর তোমাদের আমরাব্তভিক্ত 
এবং তোমাদের পর নমৃদ্রকে ঠা ১০ এবং 


১০ 5 ৮ পর ০122৫ কুর্তা পাতা পার! বর্ছেপঠর 

৬১ ১ ১০৪০১১৮০7৩৩ ০528 0 GB 
নির্ধারিত যখন এবং দেখতেছিলে তোমরা যখন ফেরাউনের অনুসারী আমরা ডুবিয়ে 
করেছিলাম দেরকে দিয়েছিলাম 


১১2 -ঠি 
৬ ৪৬ 


১৫০১ ৫8৩. 2 ৯২221৫22৫১৫ ৫৩ প্রা “১5 
6১১৪ ০2৮1 ৮৩০৪] 2 দ্র 962 
তার পরে গরুর বাছুরকে তোষাৱা গ্ৰহণ এরপর রাত চল্লিশ মুসার 

(উপাস্যরূপে) করেছিলে জন্য 

AL tow HL EEL Bi ৩৯5 821 রর 

১১ ১০৫০৫ bs ৮৪১১৮ নি ও. 


ঃ 
এর পরেও তোমাদেরকে আবরা ক্ষমা অতঃপর জালেন (ছিলে) তোমরা যখন 
করেছিলান 


MAL 5৫১৩ (ঠা NCU MEL 
£ লী ০১৭ BS 3 968 (৩ 
এবং কিতাব এ 


আমরা দিয়ে (শ্বরণ কর) এবং 
রি ১১১১ ই 


গু 


লে 


৩ ৮৩২৩০০১০১০১ 


৫০. সে সময়ের কথা স্মরণ কর, যখন আমরা সমুদ্র বিদীর্ণ করে তোমাদের জন্যে পথ বানিয়ে দিয়েছিলাম এবং 
তার মধ্যেদিয়ে তোমাদেরকে নিরাপদে এগিয়ে নিয়ে গিয়েছিলাম । এবং সেখানে তোমাদের চোখের সামনে 
' ফেরাউনী দলকে নিমজ্জিত করে দিলাম! 
৫১, স্বরণ কর, আমরা যখন মৃসাকে চল্লিশ দিন ও রাত্রির নির্দিষ্ট সময়ের জন্যে ডেক্েছিলাম২১। তখন তার 
অনুপস্থিতিতে তোমরা বাছুরকে উপাস্যর্ূপে গ্রহণ করেছিলে। বস্তুতঃ তখন তোমরা অত্যন্ত বাড়াবাড়ি করেছিলে। 
৫২, কিন্তু তা সত্ত্বেও আমরা তোমাদেরকে ক্ষমা করেছিলাম- এ জন্যে যে অতঃপর তোমরা সম্ভবতঃ কৃতজ্ঞ হবে। 
৫৩. স্বরণ কর (তোমরা যখন এই জুলুম করতেছিলে ঠিক তখনই) আমরা মৃসাকে কিতাব এবং 'ফোরকান*২ দান 
করেছিলাম; যেন তার সাহায্যে তোমরা সহজ ও সত্যপথ লাভ করতে পার। 


৩ 
২০১১০০০০০০5 


২১. অর্থাৎ মিশর থেকে মুক্তি পেয়ে যখন বনীইসরাঈলগণ সিনাই উপদ্বীপে উপস্থিত হল, তখন আল্লাহতা 'আলা 
এই সদ্য মুক্তিপ্রাপ্ত স্বাধীন জাতির উদ্দেশ্যে শরিয়তী বিধান ও বাস্তব জীবনে অনুসরণীয় হেদায়াত দানের 
জন্য হযরত মৃসাকে (আঃ) চল্লিশ দিন-রাতের জন্য তুর পর্বতে আহবান করেন। 

২২. “ফোরকান” -এর অর্থ $ যার দ্বারা সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট-প্রকট হয়। অর্থাৎ দ্বীনের, সেই বুঝ ও জ্ঞান 

যার ছারা মানুষ হক ও বাতিলের (সত্য ও মিথ্যার) মধ্যে পার্থক্য করতে সক্ষম হয়। 

RL RRL CAE ৫৩222৬ 


চনত 


পে 


CECA CTE COS 


gp 


১০৯০৭ 


CRRA TCR TS ০৩০০০৩৩৩৩৩৩ 


ত পল্লি 


দুলু 


৩ Ds SSR TERE DOD 2 


১৯৮১৮৯৯৯৯১২ 


EEE RR SERRA RARER 


A: 


০৫ রর 51 


টি 


Rede রে 


2 এরপর 
প্াণ রা কর 


2922 | রণ ৮9৩ 6] 
2. (৮৩ ১} ১৪৯১ 
তোমরা স্মঘরণকর এবং বড় ইমেহেরবান 
বলেছিলে যখন 
ক্রি ৮১৮ Ab 


2) 


8০0 পা সী 


মি পি জগ বশ 


রা ৬৩ পর্ব ৫2 


পর্ণ ক 
আমরা এরপর 


৫৪. স্বরণ কর, মূসা যখন (খোদার এ দান নিয়ে ফিরে এসে) তার জাতিকে লক্ষ্য করে বললঃ “হে লোক সকল! 
বাছুরকে উপাস্যরূপে তোমরা খ্রহণকরে তোমাদের নিজেদের উপর বড় যুলুম করেছ, কাজেই তোমরা সৃষ্টিকর্তার 
নিকট তওবা কর এবং নিজেদের প্রাণ সংহার কর,২৩ বস্তুতঃ এর ফলে তোমাদের জন্যে তোমাদের সৃষ্টিকর্তার 
নিকট কল্যাণ রয়েছে”। তখন তোমাদের সৃষ্টিকর্তা তোমাদের তওবা কবুল করে নিলেন; তিনি বড়ই ক্ষমাশীল 
এবং অনুগ্রহকারী। 

৫৫. স্মরণ কর, তোমরা মূসাকে বলেছিলে যে খোদাকে নিজ চোখে প্রকাশ্যে (তোমার সাথে কথোপকথন করতে) 
দেখতে না পাওয়া পর্যন্ত আমরা তোমার কথায় আদৌ বিশ্বাস স্থাপন করতে পারিনা । এ সময় দেখতে দেখতেই 
এক বস্ট্রএসে তোমাদের উপর পড়ল, তোমরা প্রাণহীন হয়ে গেলে । 

৫৬. কিন্তু শেষপর্যন্ত আমরা তোমাদের পুনর্জীবিত করলাম; এ অনুগ্রহের ধর তোমরা কৃতজ্ঞহবে বলে আশাকরা 


২৩. 5 
ACARI SS 


a 


১০৮৭১০১০৩৯০ 


তি 


সূরা আল-বাকারা.২ ২৯ পারা.১ 
(০০৩ 


5015 6০ Ed 25 MF A ২ ৫ 


ও মান তোমাদের ba 
বি 


| 


::৯৮১৮৯৮৩৭০০০৩১৩০০০০০-০০০০০০০৯ 


SRL RATA 


[৫৩৩ 


উপর 
BE 86 [তি রর শট 
15 ৫5 ৮৬ 2 5৮৫ 0 
আমাদের্(উপর) না এবং fs ee যা পবিত্র হতে ০ 
তারা ভূলুম করেছে 2৪ (খাদা) তোমরা খাও 


শের ১7 ৫1৮ ১৪01৫ ১০৮৮ 24 
০৩৩ | 54 175 ৬১ 5) © UE | 
নগরীতে তোমরা প্রবেশ আমরা শ্বরণকর এবং  আুলুন করত তাদের নিজেদের 
যখন (উপর) 
CAE LN? 22> £%৮ 5225. 2৮৫ ALL 
৩৯ ভু 1৮৬১ £ 5 1৬৩০ ৭৩৪ ০০ 9 1755 
হি (নগর) ০১৭ এবং স্বানন্দে তোমরা চাও যেভাবে তাহতে তোমরা খাও 
দরজায় 


৪2 খাত ও র্ ১৫৫ চিত 29 26 রা 2% s 


কতক এবং তোমাদের জোমাদেরকেমাককবো ক্ষমার কথা তোমরা বল এনং 
টন ক্রুটিগুলোকে 


করো 


৫৭. আমরা তোমাদের উপর মেঘের ছায়া দান করলাম; “মান্না ও “সালোয়া' নামক খাদ্য তোমাদের জন্যে যোগান 
দিলাম এবং তোমাদের বললাম, আমরা তোমাদেরকে যে পবিত্র দ্রব্যসামথ্ী দিয়েছি তা খাও; তোমাদের 
পূর্বপুরুষরা যা করেছে তা দিয়ে আমাদের উপর জুলুম করা হয়নি; বরং তারা নিজেরা নিজেদেরই উপর যুলুম 
করেছে। 

৫৮. আরো স্বরণ কর যখন আমরা বলেছিলাম যে তোমাদের সন্থুথস্থ এ 'নগরে' প্রবেশ কর, তার উৎপন্ন দ্রব্যাদি 
যেরূপ ইচ্ছে আনন্দের সাথে আহার কর! মনেরেখো, নগরের দ্বারপথে সেজদায় অবনত হয়ে প্রবেশ করবে এবং 
‘হিত্তাতুন'২৪ বলতে থাকবে আমরা তোমাদের অপরাধ সমূহ ক্ষমা করব এবং ন্যায়পহীদেরকে অধিক অনুগ্রহ দান 
করৰ। 


০০০০০০০০০৭০ SS 


ALKALIS 


হুক 


10332 


২৪. “হিত্তাতুন” -এর দুই প্রকার অর্থ হতে পারেঃ (১) খোদার কাছে স্বীয় দোষ-ক্রটির জন্য মার্জনা ভিক্ষা 
করতে করতে যাওয়া । (২) লুঠ-মার ও পাইকারী হত্যার পরিবর্তে জনপদের অধিবাসীদের অপরাধ ক্ষমা ও 
সাধারণ মার্জনার কথা ঘোষণা করতে করতে যাওয়া । 


্‌ 
র 


৯১১১ 


সিসি 


চলা, 


হার 294 ৮1১ >, EA A রদ ৫০ ০ 4৫৫ 
৫৮ OE 6৬১) 25 ১১৮95 91 ON 
আমরা ভাই তাদেরকে বলাহয়েছিল তা হতে অন্যকিছু কথা জুলুম করেছিল যারা পরিবর্তন কিছু 
অবতীর্ণ করলাম যা কর 


লী 
928: 195 0৪ ৮9000216515 Gi 4 


CEO PPD 


EAE 


V 

৮০১ একারনে আকাশ থেকে আমার জুনুম করেছিল খানা টা র্‌ 

ও 2 {122 রে | > 2275 রত এ] 
Ex LS GH 952 এ 9: 


আঘাত আমরা বলে তখন তার জাতির জন্যে পানি প্রার্থনা শ্বরণকর এবং 
i ছিলাম li bs করেছিল যখন 


> Z 2 রে = শর্ত ৫৩1 le 
৮৫০ ৪৮৯০৩ 25 St ৮৪০) ৫১৫০ 2 
বারটি 


ঝরণা তাথেকে ফেটেবেরহল: ফলে পাথরের  তোমারলাঠিদিয়ে 


চাতালে 

2 ১৮৪, FA A P0726 2? ষ&। 5 রত পট পিরিতি 

৩2195 16 ধ৮ ০১৬০৮ পি WN 

থেকে তোমরা ও (বলা হল) তাদের পানি (গোত্রের) প্রত্যেক চিনে নিল নিশ্চয় 
পান কর তোমরা খাও পানের স্থান মানুষ 


পা ১০ » ৩৫ ০ ১৫০2 পরি ৬ $02 
০9০৮৪ CONG BS 22901 Ge 
ফাসাদ সৃষ্টিকামী হয়ে পৃথিবীতে তোমরা বিপর্যয় ন! এবং আল্লাহর রিখক 
সৃষ্টি করো (দেয় 


০১০৯৯১০০০০১ 


০৯ 


২১:০৩ 


৩২৫৩৩৩৩০৫৩৩ 


৫৯. কিন্তু যা বলাহয়েছিল, জালেমগণ তারবদলে অন্যকিছু করে ফেলল, শেষ পর্যন্ত আমরা যালেমদের উপর 
আকাশ হতে আযাব নাযিল করলাম, বস্তুতঃ এটা তাদের অবাধ্যতার শাস্তি । 


রুকুঃ৭ 
৬০. স্বরণ কর, মূসা যখন নিজ জতির লোকদের জন্যে পানির প্রার্থনা করল, তখন আমি বললাম, অমুক চাতালের 
কেংকরময় ভূমির) উপর তোমার লাঠির আঘাত কর। এর ফলে তা হতে ১২টি ঝর্ণাধারা প্রবাহিত হল। প্রত্যেক 
গোত্রই তার নিজের পানি গ্রহণের স্থান জেনে নিল২৫ । তখনই এ উপদেশ দেয়া হয়েছিল যে, খোদাপ্রদত্ত 'রেযক' 
খাও, পান কর এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করোনা । 


৩৬2৩৩ 


ECC CCE CAS AS 


২৫. বণী-ইসরাঈল বারোটি গোত্রে বিভক্ত ছিল। আল্লাহ্‌ প্রত্যেক গোত্রের জন্য স্বতন্ত্র ভাবে এক একটি ঝর্ণাধারা 
প্রবাহিত করেন- যেন তাদের মধ্যে পানি নিয়ে কোন ঝগড়া-বিবাদ সৃষ্টি না হয়। 


rg 


খে 


২ পা সত 


+ 1০ পপ Ce tnt hata prt MDT, St 


সূরা আল-বাকারা.২ ৩১ পারা.১ 


হত সা 
1] 2৮1৫ ৫ তা FANE ওর্পা I 22] 229 > রণ 

নী ৯৯৪24 & 2 0 ৬১৯ নিও ১ ৩ 
প্রার্থনা তাই . একই খানার উপর : আমরা ধৈর্য কক্ষণ শুদা হে বলেছিল(শ্যরণকল) এবং 


কর (ধরণের) ধরতে পারব না 


তোমনা যখন 
৫12৫ ৮০ টি এ নট 2 ৫ রন > 22 1৫৮ AA 
3 ৩ ০০১৪) = 5 79 ০০১ 55 
তার শাকসবজী অর্থাৎ যমীন উৎপাদন করে তাহতে আলাদের(যেন)বেরকরেন তোনরা রসের আমাদের 
রি যা জন্যে তিনি কাছে জন্যে 
৫52০ শা ৫ তা পর টির পরত ক টির ১2 পি পারি তা 
1০১৬০ ০৬ ৮৪৮০5 ১৬০ 2 52 ১ 9৩5 ও 
তোমরা বদল কি তিনি তার পিয়াজ ও তারমন্তরডাল ও তার গম ও তার শশা ও 
করতে চাও বললেন (ইত্যাদী) (বা রসুন) ০১ 
৫14 4° 214৮ 2 5324 72 At 1১১৫ 3 5 5% 
৮155 LEAL ৮৬ 2 GH 932 CY 
অতঃপর (কোন) শহরে (তাহলে) উত্তম যা সেটার বদর্লে নগন্য যা তাই 
নিশ্চয় তোনরা নামো জিনিষ 


৩2৫] রে খে ৪ রে ৩৫ £ ধঘও < ন 


দনিদ্রভা-দুরবস্থা ও অপমান তার্দের উপর আপতির্ভহালো এবং তোনরা চেয়েছো যা তোমাদের 
লাঞ্ছনা জলে)পাবে) 


৫০৯৮ RL 296 At Lb Lv 2 we / 
95 1১6 ৭৩ ৬১ ৮৫ 0৩০ wa 555 
অস্বীকার করতেছিল তারা একারণে এটা আল্লাহর পক্ষহতে গজব” পরিবেষ্টিত এবং 
যে হল তারা 
0৮77৫1175৫৭ 2 ug ১536৫ 11 
৪৬৪ ৬১১ ৮১০ ৮৭ ৩৬০০] ৩৮৩৪ 5 281 ৩৪ 
> পে ph hE ) ৬ লরি 5 
এটা অন্যায়ভাবে ও 
যে 


একারণে নবীদেরকে তারা কতল 
করতোঁছল 


Cm DTD DDC CEC ee 


S(O n 


Y € পর ৯০৫১৫ 3 ৫৫ টা 
WY ০১০১৩৩০1৯৮৬ 3 1১৮৪ 
্ তারা সীমালঘেন করেছিল এবং তারাঅবাধ্যতা 
Sl ৬১. স্বরণ কর তোমরা যখন বলেছিলে, হে মুসা! আমরা একই প্রকার খাদ্যে ধৈর্যধারণ করতে পারব না । তোমার 


৩৩ 


খোদার নিকট প্রার্থনা কর, তিনি যেন আমাদের জন্যে জমির ফসল, শাক-শজী, গম, রসুন-পেয়াজ, ডাল 
ইত্যাদির উৎপাদন করেন৷ তখন মূসা বললেন, “একটা উত্তম জিনিসের পরিবর্তে তোমরা কি একটা সামান্য 
জিনিস গ্রহণ করতে চাও? তাহলে কোন শহক্মঞ্চলে গিয়ে বসবাস কর। তোমরা যাকিছু চাও, তা সেখানে পাওয়া 
যাবে”। শেষপর্যন্ত পরিণতি এই হলো যে, লাঞ্চনা, অপমান-অধঃপতন ও দুরবস্থা তাদের উপর চেপে বসল এবং 
তারা খোদার গজবে পরিবেষ্টিত হল। এরন্ণ পরিণতির কারণ এই ছিল যে তারা খোদার আয়াতকে অমান্য করতে ' 
শুরু করেছিল এবং পয়গস্বরদের অন্যায়ভাবে হত্যাকরতেছিল, আর এটাও ছিল তাদের নাফরমানী এবং শরীয়তের 
সীমালংঘন করার ফল। 


২5৩০ 


ARE 


RAZ 


হু 


৩৬545252555 


এ 


সূরা আল-বাকারা.২ ৩২ 18০ 

১০১০০৯৯১১০৫ 

রত রি লে রঃ 

৩৪৬৬ ৩1 
যারা 


নিশ্চয় 


শের 


০১১০২ 


১৯৮১৮৯১৯৮১১ 
১৯৮৯৯৯১৯৯১১ 


আনবে 


১১৪: 


fl 

fs 

? 3 > 2 5 > রর 2 A 2 রর 
eg ও 2০8৫ ৬৩ ৩ 5 ৯৯ 
তাদের রবের কাছে তাদের পুরঙ্কার তুর ফলে সং কাজ করবে এবং আখেরাতের A 


(থাকবে) 


ne Sm 


ADDS 


১৫০ 


৬২. নিশ্চয় জেনো, আরবীয় নবীর প্রতি বিশ্বাসী হোক কিংবা ইহুদী, খৃষ্টান হোক বা সাবী- যে ব্যক্তিই আল্লাহ ও 
পরকালের প্রতি ঈমান আনবে ও সৎকাজ করবে, সে তার পুরঙ্কার তার খোদার নিকট পাবে এবং তি জন্যে 
কোন প্রকার ভয় ও চিন্তার কারণ থাকবে না২৬। 


২৬. পূরাপির বাক্য-ধারা লক্ষ্য রাখলে একথা স্বতঃই সুস্পষ্টরূপে বুঝা যায় যে, এখানে ঈমান ও সৎ-কাজ সমূহের 
বিস্তারিত বর্ণনাদান করার উদ্দেশ্য এ নয় যে, কোন কোন সত্য স্বীকার করলে ও কোন কোন কাজ সম্পাদন 
করলে মানুষ আল্লাহর কাছে পুরষ্কার পাওয়ার যোগ্য হবে। এখানে ইহুদীদের একটি বাতিল ধারণার খন্ডণ 
করাই হচ্ছে উদ্দেশ্য । তারা মনে করতো যে, ইহুদী সম্প্রদায়ই পরকালে মুক্তি পাওয়ার একমাত্র অধিকারী । 
তারা এ ভুল ধারণার বশবর্তী ছিল যে, ইহুদীদের সঙ্গে খোদার বিশেষ সম্পর্ক আছে যা অপর কারুর সংগে 
নেই । কাজেই তাদের দলের সংগে যাদের এদিক দিয়ে সম্পর্ক আছে, আকিদা-বিশ্বাস, চরিত্র ও কাজের 
দিক দিয়ে তারা যে রূপই হোক না কেন সর্বাবস্থায়ই তারা নিশ্চিতরূপে মুক্তি লাভ করবে । আর অপরাপর 
লোকগণ যাদের সংগে তাদের কোন সম্পর্ক নেই, যারা তাদের দলের বাইরে তারা জাহান্নামের ইন্ধন হবার 
জন্যই জন্মলাভ করেছে। এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য এখানে বলা হচ্ছে যে খোদার কাছে তোমাদের 
দল-বিভাগের কোনই স্থান নেই। তীর কাছে মূল) ও মর্যাদা একমাত্র ঈমান ও সৎ কাজের । যে মানুষ এই 
সম্পদ নিয়ে খোদার সামনে উপস্থিত হবে, নে তার কাছে পূর্ণ পুরস্কার লাত করবে । খোদার কাছে মানুষের 
গুণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় । সেখানে মানুষের আদম শুমারীর তালিকা ও খাতাবই-এর কোন মূল্য 
নেই। 


০০৩০৩০৩১৩০০ হু 
টু 


gp 


সপ 


স্থল 


KE SRSA NN NAS ARERR হু সুর 


A 
A 


ং 
রি 
এ 
) 
S 
ৰ 
¥ 
Y 


DODD DDD 


রণ ০ রং 


5212) ACE 5) 5 AUS ৩৩৬ ই, 


১০৮৬, চির le এবং তোমাদের রি আমর! ১৯75 
তোমরা ধারণ কর পর রত 


6২৫56 2 2৩ 0 135% 5 5 সপ 


শি 


এজ : 


তাকওয়া অবলম্বন তোমরাযাতে তার যধ্যে (তা) তোমরা এবং 'অুর্তভাবে যা 
করতে পার আছে যা স্বরণ রাখ আমর দিয়েছি A 
১৮০৫0. এ ০৫ ১55 2১০৫2 1 
০৬০ এ) 05 SB ০৬০ ১৫৫0৪ ES ০ | 
তোষাদের আল্লার অনুধহ না যদি তাই এর পরেও তোমরা ফিরে আবার A 
উপর (হতে৷) CO গিয়েছিলে R 


222 7 ০৫৫ ৮ ॥ "৮ ৬ ১০০ 6৩৫৮ 
DAF UY 50 ysl (৩০ ৫৬৮৩ ৮০০০ 5 
তোরা জ্রেনেছ নিশ্চয় এবং ক্ষতিগ্রস্থদের ' ঠ 
রণ ০. ১ ৯ ১ > > ৫১ » তর 
১ ০৪ 22 (৫125 5 ও) (3 io If ( ৩৮1 ৫ 


ভোমরা হও র] তখন শনিবারের সম্পর্কে তোনাদের মধা রর (তাদেরকে) 
বলেছিলাম (বিধান) হতে করেছিল যার। 


হু 


৬৩. স্মরণ কর, সেই সময়ের কথা যখন আমরা তুর পর্বতকে তোমাদের উপর উত্তোলিত করে তোমাদের নিকট 
হতে পাকা প্রতিশ্রুতি নিয়েছিলাম; বলেছিলাম, আমরা তোমাদেরকে যে কিতাব দানকরছি তা মজবুত করে ধারণ 
কর এবং তাতে যে সব আদেশ-নিষেধ ও উপদেশবাণী সন্নিবেশিত রয়েছে তা স্মরণ করে রাখ । বন্তুতঃ এরই 
সাহায্যে আশাকরা যায় যে তোমরা তাকওয়ার নীতি মেনে চলতে পারবে । ৃ 
৬৪. কিন্তু এরপর তোমরা তোমাদের প্রতিশ্রতি হতে ফিরেগেলে। তা সত্বেও খোদার অনুগ্রহ এবং তাঁর রহমত 
তোমাদের সংগ ত্যাগ করেনাই; অন্যথায় তোমরা বহু পূর্বেই ধ্বংস হয়ে যেতে । 


৬৫. তোমাদের [নিজেদের জাতির সে সব লোকদেন্র ঘটনা তো তোমাদের জানাই আছে, যারা শনিবার দিনের২৭ 


নিয়ম লংঘন করেছিল। আমরা তাদেরকে বলেছিলাম যে- বানর হয়েযাও। এমন অবস্থায় দিন যাপন কর যে, 
চর্তুদিক হতে তোমাদের উপর ধিক্কার ও অভিশাপ বর্ধিত হবে। 


চি 
SETI ATT TTA ৩৫২০০৭০ 


at en here tie Noe lcs Wea 3 


২৭. ‘সাবত’ -এর অর্থ শনিবার | বনী-ইসরাঈলের জন্যে এ বিধান নির্দেশ করা হয়েছিল যেঃ তারা সপ্তাহের 
মধ্যে একদিন- শনিবারকে বিশ্রাম গ্রহণ ও এবাদতের (উপাসনা-আরাধনার) জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে 
রাখবে; এঁদিন তারা কোন বৈষয়িক কাজ-কারবার এমনকি খাদ্য রান্নার কাজও নিজেরা করবে না বা তাদের 
সেবক বা চাকরদের ছারাও করাবে না। 

ই TS AN 


লা কুর-১/৫__ 


a) 


চু 


[নত 


৬ 


তু 


সূরা আল-বাকারা.২ . ৩৪ পারা.১ 


TD 


জবেহ ঘে 
BA bs ৮ 2 % ৫ 
/ AS ৬ £2924 AN 22 ৫০৫৫ 
(০৫ ৫ wl abl ১৯৮1 JG ৮12১2) ৬৬০৫] 
আমি হব যে আল্লাহ্‌র৫ পান] চাই আমি সে বলল বিক্রুপের (বনু) আমাদের ভুমি 
iat bd নিকট হিসেবে এহণফরেছ কি 


তি 
রর ৮ 2 পাপা ৮১৮ র /0৯প ৫৫ 
ACT ৩৩৫৫ USE ৩০ ঃ 
| ৭ শি শা জি পরশে আনি | 
nN | ১৭ AN ৩ / ৮১৮৫৯ পের তা 
R ৬০৯০0 3} ০2৬০ 455৮4: 5 ্ 
নি মুসা বলেছিল (ক্ষরণ কর) এবং সুক্তাকীদের জন্য উপদেশ এবং তারপরে | ৃ 
Kh CAL Loder ১৪৮ ও 5 ! 
3 | }e৬ 0 2 22 27 217 2 2214 Aw ৫ রি ০ A 
SEIS SA Od LL 
A তারাবলেছিল একটি তোমর! তোমাদের নির্দেশ দিচ্ছেন আল্লাহ নিশ্চয় ভার্ন জাতিকে [২ 
৭ 
| 


3 AME df রণ ৩৬৪ পানি ৫1৫৫ HAC রর 42 } 
চা ৮০৪ ৩ র্ তে ৬৪) এঃ 16 ৫9 TS | 
সে বলল সেটা কেমন আমাদের তিনি তোমার রবের আমাদের জন্যে তারা মূৰ্বদের 


অনো বর্ণনাকরেন কাছে (যেন) দোয়া কর বলেছিল 


9 রে 4 216 Gor G ১ ৫৫4 
২২/১১/৩5০৬ 3 578 ও) OLS 


ধাম বয়সের বাচ্চা মা আর বৃদ্ধ না নি তা নিশ্চয় বলেন রা 
ও ৃ 
প্রা +> ৫ 2%, 7216 
২৫ 70 M8 9632 ও HON ৬৪১১ GY 
আমাদের দোয়াকর তোমাদের নির্দেশ যা তোমরা অতএব এরর মাঝানাঝি 
টু ‘ দেওয়া হয়েছে কর. 
ধ ৩ প্র 3৫ ৫ 


তার রং 


পপ লে 


খোদাভীরু লোকদের জন্যে মহান উপদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছি। ৃ 
৬৭. তারপর সেই ঘটনাও স্মরণ কর, যখন মূসা তার জাতিকে বলল, আল্লাহ তোমাদেরকে একটি গাভী জবেহ 
' করার নির্দেশ দিচ্ছেন। তারা বলল, তুমি কি আমাদের সাথে বিদ্রুপ করছ? মুসা বলল, আমি মূর্খদের ন্যায় 
কথাবলা হতে খোদার নিকট পানাহ চাই। " 
৬৮, তারা বলল, তুমি তোমার খোদার নিকট প্রার্থনা করে গাতীসম্পর্কে কিছু বিস্তারিত জানাতে বল। মূসা বলল, 
খোদা বলছেন,“তা এমন একটি গাভী হবে, যা বৃদ্ধাও নয় , একেবারে বাছুরও নয়, বরং মধ্যম বয়সের হবে" । 
অতএব যে নির্দেশ দেওয়া হচ্ছে তা পালন কর। . এ 

৬৯. এর পরও তারা বলতে লাগল, “ তোমার খোদার নিকট এও জিজ্ঞেস করে লও যে, তার বর্ণ কি হবে?” 
৫৩242৫4৫৫4৬: 


বে NS a fa fA 
৩৩০৯ ৩২৫৬৩ TELL 


fi 


কলি -— 


বাকা রে ৰ 

356 2122 8 g 25 

গাড় হলদে: -- গাভী তা নিশ্য় বলেন তিনি সে বলল 

রা ৫ ১৬৮ 4 23 রে - ১৬ 
Me) ৩ Oe রর Fal 1১0 ৫) 95) 


2 
তা কেমন আমাদের তিনি বর্ণনা তোমার রবের আমাদের তুনি তারা দর্শকদেরকে 
| জন্যে করেন (যেন) কাছে জনো দোয়াকর বলেছিল টু 


5) 


ৰ (2329272370 24৬ ৫ ১. পে 0347 ৮1: 072 
OOS 201 Mil 8 24 LEH 
সঠিক জ্ঞান অবপাই আল্লাহ চান মি 


SCA LANCE 


CECT 


LE 


নাই সস 
IBALL 
৩5 ৩৪5৩ 


মুসাবলল, “তিনি বলছেন, গাতীটি অবশ্যই হলুদ বর্ণের হবে- তার বর্ণ এতখানি চাকচিক্যপূর্ণ হবে তা 


দেখেলোকেরা সন্তুষ্ট হতে পারবে” । | 
৭০. তারা আবার বলল, “তোমার খোদার নিকট পরিষ্কার করে জিজ্ঞেস করে বল; গাতীটি কিন্তুপ হওয়া চাই। 


কেননা নির্ধারণ করার ব্যাপারে আমাদের সংশয় হচ্ছে। খোদা চাইলে আমরা উহার সন্ধান করে নিতে পারবে!” । 
৭১. মুসা উত্তরে বলল, “তা এমন এক গাভী হবে যা দ্বারা কোন কাজ নেয়া হয়না, জমিও চাব করেনা, পানি 
সেচের কাজও করেনা ---- নিখুঁত ও নির্মল” | একথা শুনেই তারা বলে উঠল, “হাঁ! এবার তুমি সঠিক সন্ধান 
দিয়েছ” | অতঃপর তারা এরূপ গাভী জবেহ করল; অন্যথায় তারা এ কাজ করবে বলে মনে হতেছিল না ২৮। 


২৮. মিশরবাসী ও প্রতিবেশী জাতি-সমূহের কাছ থেকে গাভীর মাহাত্ম-মহিমা ও পবিত্রতার ধারণা ও সংস্কার 
এবং গো-পৃঁ্জার রোগ বনী-ইসরাঈলদের মধ্যে গভীর ভাবে সংক্রামিত হয়েছিল। সে কারণে তারা মিশর 
থেকে বর্হিগত হবার অব্যবহিত পরেই গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল। এ জন্যই তাদেরকে গাভী 
যবেহ করার হুকুম দেয়া হয়েছিল । তারা এ নির্দেশ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে ও এ-সম্পর্কে নানা 
খুঁটিনাটি প্রশ্ন উথাপন করতে শুরু করে। কিন্তু তারা যতই এ-সম্পর্কে বিস্তারিত বিবরণের জন্য প্রশ্ন করে, 
ততই তারা সেই প্রশ্র-সযুহের বেড়াজালে অধিকতর আটকে যেতে থাকে; এমনকি সে যমানায় তারা যে 
বিশেষ ধরনের গাভী নিজেদের পূজার জন্য নির্দিট করতো, শেষ পর্যন্ত সেই বিশেষ ধরনের স্বর্ণবর্ণের গাভী 
যবেহ করার হুকুম দেওয়া হয়। এ যেন অঙ্গুলি ছারা নির্দেশ করে দেখিয়ে দেয়া হলো যেঃ তারা তাদের 


A £ 


J 


তত 


৩ ভু তপ্ত 


চিতা 


২ ৩০০৩০০৩ 


৬২৩৩৩৩৩৫৩2৩ 


রদ AA এপস TAT AEDT সা ৯৯৮৯০ DTTP 


4b 5 2১ ৮৪ ৯5 5) 


দিয়ে 
55 ৫ Hl ৬৫১৫ রি 


এভাবে চবিতে ৮০০৪৮ তোমরা গোপন করতেছিলে 
(এবং সে বেঁচে উঠল) কর 


96 ESS 4 MG এ) 


ভোমরা যাতে তার নিদর্শন তোমাদের দেখান ও মৃতকে আল্লাহ 
স্তলোকে 


2১৯৮১ 


১০ 


সস as mma 


59S রর Gy ৬১১৬০ 57002 অপ 


রা যেমন তা অতঃপর পি তোমাদের অন্তর কঠিন হয়ে গেল 
৫ 


তত 


্ 
লো 


(হয়েগেল) 


৬ 


589 He 5 UY 


ঝর্ণাধারা তাহতে EE 


ডি গত > 202d 

উর 0) DL | 555 LSE 

তার কিছু নিশ্চয় এবং পানি EEE অতঃপর 

(এননওতাছে) বেরহয় 
১22 


all OE 


আল্লাহর 


৭২, তোমাদের স্মরণ আছে সেই ঘটনা, EEE সেলের 
তোমরা ঝগড়া ও একে অপরের উপর হত্যার দোযারে।প করতে শুরুকরেছিল। কিন্তু আল্লাহ্‌ এই সিদ্ধান্ত 
করেছিলেন যে তোমরা যা গোপন করবে, তিনি তা প্রকাশ করে দিবেন। 

৭৩. তখন আমরা এই নির্দেশ দিয়েছিলাম যে, নিহত ব্যক্তির শবদেহের উপর উহার একাংশদ্ধারা অঘাতদাও। 
বস্তুতঃ এরূপেই আল্লাহতা'আলা মৃতদের জীবন দান করেন এবং তাঁর নিদর্শন সমূহ পরদর্শণ করেন- যেন তোমরা | 
অনুধাবণ করতে পার! 


ন্যায় কঠিন কিংবা তা অপেক্ষাও কঠিনতর। কেননা কোন কোন পাথর এমনও হয়ে থাকে যা হতে ঝর্ণ'ধারা 
প্রবাহিত হয়। কোন কোনটি দীর্ণ হয়ে যায় এবং তার মধ্যহতে জলধারা উৎসারিত হয়। আর কোন কোনটি 
খোদার ভয়ে কম্পিত হয়ে ভূপতিত হয়। 


সূরা আল-বাকারা.২. ৩৭ 


চর পে ১ পাত 
(৩ ৮৯৮5১1 ০১০) 


আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই অনবহিত নন। 

৭৫. হে মুসলমানেরা! এখনাঁক তোমরা এসব লোকের প্রতি এ আশা পোযণ কর যে, তারা তোমাদের ইসলামী 
দাওয়াতের প্রতি ঈমান আনবে ২৯ অথচ তাদের একট! দলের এটা অভ্যাসে পরিণত হয়েছে যে তারা খোদার 
কালাম শুনে এবং খুব ভাল করে বুঝেনিরে ইচ্ছাপূর্বক বিকৃত করেছে। 

৭৬. তারা মোহাম্মদের (দঃ) প্রতি বিশ্বাসীদের সাথে মিলিত হলে বলে, আমরাও তাকে মানি; কিন্তু নির্জনে তাদের 
পরম্পরে যখন কথাবার্তা হয়, 


১০০2০ 


২৯. মদীনার যে সমস্ত নও-মুসলিম সবে মাত্র আরবী নবীর (সঃ) প্রতি বিশ্বাস স্থাপন করেছিল- ঈমান এনেছিল 
তাদের উদ্দেশ্যে এই সম্ভাষণ । নবুয়ত (আল্লাহ কর্তৃক নবী প্রেরণের, ব্যবস্থা), কিতাব, ফেরেশতা, 
পরকাল, শরীয়ত প্রভৃতি যে সব কথা তারা পূর্বে শুনেছিল, সে সব তারা তাদের প্রতিবেশী ইহুদীদেরই কাছ 
থেকে শৃনেছিল। এখন তারা স্বাভাবতঃই এ আশা পোষণ করছিল যে -পূর্ব থেকেই যেসব লোক নবী ও : 
আসমানী কিতাব মান্য করে আসছে এবং যাদের দেয়া সংবাদের সাহায্যে তারা ঈমানের নেয়ামত লাভকরে | 
ধন্য হয়েছে তারা এ ব্যাপারে অবশ্যই তাদের সংগী হবে- বরং এ পথে তারাই হবে অগ্রণী । | 

EEL TT UT RO GO SS) |! 


—=———_—_—-— 


SC SESS DS 


doa Fe Ta Pe Fa Ma ১০০১৯৬৯৯১ 


সূরা আল-বাকারা.২ ৩৮ পারা.১ 


TS S 2 

৮5 ১ বার্ণ ০৬ পরত (পে | 227% এলৰ 7, 
চিজ পিজি Ul 7০১ (৫৮১৬০) ও 
তোনাদের কাছে আল্লাহ প্রকাশ এ বিষয় তাদেরকে তোমরা তারা f 
করেছেন যা বলে দাও কি বলে ? 
পর পার রে রর PAPAL A ed (2 fl 
Dy 5 OU ES Mls ৬৬৪4৩ 1 
না কি তোমরা বুঝ না তবে তোমাদের কাছে তাদিয়ে 

| কি? রবের f 

রণ পর্ণ ১ EE টির্ত তা পর ঠব্টি ৮ পা LSA Aw ৫1 
গে ১ ৩৩5 ০১৮৪ ৬ ৩ 2) ৬ / 
তাদেরামধ্যে এবং তারাধকাশ করে যা ও তারা গোপন করে যা কিছু ' জানেন আল্লাহ্‌ থে fl 


DD TTD DDD PPP DTD 


2১১১১ 


১২০৩ 


> / তন রি ৮1 পেটে 

৩) 6৫ 8), SS ৫১৫০৫ SI GSN 
/৮-৮ কিতাব তারা জানে না নিরক্ষর | 

> AA. পর্ণ ১৪৪? পিরিত 5152 ৮ ১1৮৫, 

ISL 891 ORE GM LF 96৯ 
রি অর্থাৎ লিখে তাঁদের জন্যে ধ্বংস অতএব  জেমুলক) h 
খান) (যারা) ধারণ] করে 
পু ১৪৫ 8৫ 4১৪৫ র্‌ 


GE A bry Dl AS ৩21৬৩ OPW 


অতএব সামান্য মুলা ভরদিয়ে (এরপ করে) আল্লাহর নিকট থেকে '. এটা তারা বলে 


ধ্বংস (অর্থাৎস্থার্থ) (SAL (এসেছে) 
পেশ 222৫8 রত ৮25 
9০১০৫ ১3 ৫ ১2 ৯৬2 ৩৫৫ ৩325 
তারা উপার্জন তাহতে তাদের জন্যে ধ্বসে এবং ' তাঁদের হাত লিখেছে একারণে তাদের 
করেছে যা | যা জন্যে 


তখন তারা বলেঃ তোমরা নির্বোধ হয়েছ, তাদেরকে তোমরা এমনসব কথা বলেদিচ্ছ যা আল্লাহ্‌ একমাত্র 
তোমাদের নিকট প্রকাশ করেছেন। ফলে তারা তোমাদের নিকট তোমাদেরই বিরুদ্ধে এ কথা প্রমাণ হিসেবে 
পেশ করবে৷ | . 
৭৭. একথা কি তারা জানেনা যে, তারা যা কিছু গোপন করে আর যা প্রকাশ করে তার সবকিছুই 
আল্লাহৃতা'আলার জানা আছে। 

৭৮. তাদের মধ্যে আর একটি দল আছে, যারা উদ্বী; খোদার কিতাব সম্পর্কে তাদের কোন জ্ঞানই, নেই। 
নিজেদের ভিত্তিহীন আশা-আকাংখা ও ইচ্ছা-বাসনাই তাদের একমাত্র সমল ও অমূলক ধারণা-বিশ্বাস দ্বারা ভারা 
পরিচালিত হয়। ্‌ 

৭৯. তাই সেসব লোকের ধবংস নিশ্চিত যারা নিজ্জেদেরই হাতে শরীয়তের বিধান রচলাকরে এবং তারপর 
' লোকদেরকে বলে, এ খোদার নিকট হতে অবতীর্ণ হয়েছে- প্রন্থপ বলার উদ্দেশ্য এই যে, এর বিনিময়ে তারা 
সামান্য স্বার্থ লাভ করবে। বস্তুতঃ তাদের হাতের এই লিখনও তাদের ধ্বংসের কারণ এবং এর সাহায্যে তারা 
‘যাকিছু উপার্জন করে তা তাদের ধ্বংসের উপকরণ । . 
সবর এ EE 


৮৩৩০: 
| 


৫৩০৯১০০০০০২০০০৪৭ 


৯২ 


AS 


০০০০০ 


৩৩৬০৩৩২০ 


2S. 


DDD DODO! 


1 
! 


১১৮২ 


০৩৬১১০৩২১১০ 


ত 


সস প্র TET TOE 
৫১৮০ ৫ 


র (৫৫ পু 
tas ৫ ৪01 
গুনাগধতির কিছুদিন (যদি করেও) 
রে PE 
৮৩৫৮ dbl Aly 


রর > ud ৫ ০০ ১% 
উপার্জন ডা ঃ © Us 
bd (সত্যহল) 


৫ 2124, 
দোযখের অধিবাসী 
হেবে) 

পি ৮ 


Sahl 1৮ 


নেকীর কাজ করেছে, 


শে ANNE AoA OU PALE 
১) ১-৫১০১৩১৯ কও 
৬1 এবং. চিরস্থায়ী হবে তারনধ্যে 


এ ৮১৯5৮ AD FEE 
Nl OID ৯) (১51৮1 

আল্লাহর ছাড়া তোনরা ইবাদত (যে) ইসপ্রাঈলের 
করবে শা (থেকে) 


. ৮০, তারা বলে, দোযখের আগুন কখনো আমাদেরকে স্পর্শ করতে পারবে না, তবে মাত্র কয়েকদিনের শাস্তি 


মিললে মিলতে পারে। তাদের জিজ্ঞেস কর, তোমরা কি খোদার নিকটহতে কোন প্রতিশ্র্ণতি নিয়েছ যার 
বিরোধিতা তিনি কখনই করবেন না? কিংবা তোমারই এমনসব কথা খোদার উপর চাপিয়ে দিচ্ছ যে সম্পর্কে তিনি 
কোন দায়িত্ব গ্রহণ করেছেন কি না তা তোমরা কিছুই জান না? দোযখের আগুণ তোমাদের কেনই বা স্পর্শ করবে 
না? 

৮১. বস্তুতঃ যে ব্যক্তিই পাপ করবে এবং নিজের পাপজালে নিজেরাই বিজড়িত হবে, সে-ই জাহান্নামী হবে এবং 
জাহান্নামেই চিরদিন থাকবে। 

৮২. পক্ষান্তরে যারা ঈমান আনবে ও সৎকাজ করবে তারা বেহেশতী হবে এবং বেহেশতে তারা চিরদিন “বসবাস 
করবে। 


সূরা আল-বাকারা.২. ৪ 8 পারা.১ 
FH ইং দিছি হজ 


305 এপ 5406 TE GAIN GH 
EE ও ইয়াতীমদের পি থে 


ও. আত্মীয়স্বজনের এবং সদয় ব্যবহার পিতামাতার সাথে এবং 


> 
৬ 
১০১১০০১১০০৫ 


(ক 


৮৫৮ 191 589) 1৯0 EOE এ 


A যাকাত তোনরা ও নামাজ Dial এবং ভাল লোকদেরকে তোমরা এবং 


66265 লি 


সুখ ফিরিয়ে নিচ্ছ তোমরা এবং তোমাদের মধ্য সামান্য কিছু বাতি তোমরাফিরে এরপরেও 


aan met sea ange 


TDD TODDS 


প্রতিশ্র্তি ভংগকরেছ এবং এখন পর্যন্ত সেই অবস্থায়ই রয়েছ। 
৮৪. আর স্মরণ কর, আমরা তোমাদের নিকট হতে এই দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছিলাম যে, তোমর! পরম্পরে রক্তপাত 
করবেনা ও পরম্পরকে ঘরবাড়ী হতে বিতাড়িত করবে না; তোমরা সকলে তা স্বীকার করেছিলে; তোমরা 
নিজেরাই তার সাক্ষী । 

৮৫. কিন্তু আজ সেই তোমরাই নিজেদের ভাই-স্বজনদের হত্যা করছ, নিজেদের গোত্রের কিছু লোকদের তোমরা 
ঘরবাড়ী হতে নির্বাসিত করছ, ১৬৮০১১১১৬১১ 


রী (আজও) হতে নি 
1] ০৩০ 5 পাত ১ 2 ? ৮ 
তা ৯) 5 +৮০১ তির ঘ্‌ 3৬ দি ১] এ 
তোমরা বের না এবং তোমাদের রক্ত তোমরা ঝরাবে (যে) তোযাদের রঃ যখন এবং 
করনে না প্রতিশ্রুতি রর 
রা পুতে তত LAA ৫2 এরি সির টিন 
০৬১১৮০ (৩৬ এ 50 Pd) 296১ (৬০ ১ 
নাক্ষ দিচ্ছ তোমরাই এবং তোমরা স্বীকার এরপর তোমাদের ঘর থেকে তোমাদের নিজে 
করেছিলে দেরুকে | 
Ke নর 
(৩০ ০৯১০ এ | 0 EVO 7৩1 ৮ 
ঠা এক পক্ষকে তোমরা বের এবং তোমাদের নিদে তোমরা কতল এ সব(লোক তোমরাই আবার 
পা 3, 725 > 2 w Dw 
৮ ৩ 0১79৮ 7৮৯১৯ ১3 2 
| গোনাহের সাথে তাদের বিরুদ্ধে তোমরা সাহায্য দিচ্ছ. তাদের ঘরগুলো হতে তোমাদের 
yf | মধ্যকার 
i (23222 PA 
| ৮৩1১৩৩০। 5 | 
ব্বাড়াবাড়িকরে ও 
i 
মাতা-পিতার সাথে, আত্মীয়-স্বজনের সাথে, এতীম ও মিসকীনদের সাথে ভালব্যবহার করবে । লোকদের 
সাথে ভাল কথাবার্তা বলবে, নামায কায়েম করবে এবং যাকাত দিবে। মুষ্টিমেয় লোকছাড়া তোমরা সকলেই এই ₹ 


SCS TA AUC DY ১৮১৯৯ 


সুরা আল-বাকারা.২, রি. পারা.১ 
শে সু কৈ STL DTT 3 পুতুল 
2 রর 22 22312 115 ১৭? নাও 2০ $ 
5১ ১ ৮৯ ১৬৬০ Gl SY 2 U১ || 
তা অথচ তাদের ছাড়াও বিনিময় বশী (হয়ে) তোমাদের কাছে যদি এবং | 
l 5 /22 2844 293.72 ১৮৫৫ G6» ? 
ll ১৪৬৫ তে ৩১৩১৩). এপি) চি ্ 
। কিতাবের কিছু অংশ তো্‌যর কি - 
lel তাদের বহিষ্কার করা ৮৮ নিষিদ্ধ ? 
/. AMD sr ১৮ রে 4 ০৮ 4১241 
| ৮১১ bes ৩৮ সি ও» ০৪০৮৪, 02 5 A 
‘এরূপ করবে যে প্রতিদান তবে (অপর) তোমরা অবিশ্বাস এবং. | 
৭১৫1০? পর্ণ ৩৩৩ ৪৮12 রব HL R 
25) এই GN ৪১৯৯) CF ৯ 2৩ A 
¢ কিয়ামভের দিনে এবং ছুনিয়ার ভীবনে অপমান এছাড়া তোনাদের | 
লাঞ্চলা যে মধ্যকার 
NS ef Pw রা পচ ৩? ৬4৫ রর পা ১২০ 
০১ টি ৭)| 0৩ ৪ ৮৩৯০ ৬৭1 0৮ ৩১১০৪ ূ 
1 থে খবর আল্লাহ লা এবং আযাবের কঠোর দিকে তারা লিক 
রা রর |] ৮8 9142 2 TR A এ সী তব [পরে 
ং ৮ ৮১৯৩) 1১21 ৩১১ ৬%১। OU Y 
৮ জীবনকে কিনে নিয়েছে (তারাই) এ সব(লোক) তোমরা করছ এ বিষয়ে | 
: রি টা 
দা 222d 2642 44 হু ৮2৫ 
৮4] ২৬৪০০ 3% ০২০৯১৩ Uw 
আযাব তাদের থেকে হালকা করা না ফলে আখেরাতের বিনিময়ে দুনিয়ার 
|) হবে 
৮৮ 22722 22 রম রণ 
) Lsire2 PRY 
সাহায্যপ্রাপ্ত হবে তারা না এবং 
এবং যখন তারা যুন্ধে বন্দীহয়ে 


তোমাদের নিকট উপস্থিত হয়, তখন তাদের মুক্তির জন্যে তোমরা বিনিময়ের আদান-প্রদান কর। অথচ 
তাদেরকে ঘর হতে নির্বাসিত করাই ছিল তোমাদের প্রতি হারাম (নিষিদ্ধ) | তবে তোমরা কি কিতাবের একাংশ 
বিশ্বাসকর এবং অপর অংশকে কর অবিশ্বাস? জেনে রাখ, তোমাদের মধ্যে যাদেরই এরূপ আচরণ হবে তাদের 
এতছ্যতীত আর কি শাস্তি হতে পারে যে তারা পার্থিব জীবনে অপমানিত ও লাঞ্চিত হতে থাকবে এবং পরকালে 
তাদেরকে কঠোরতম শান্তিরদিকে নিক্ষেপ করা হবে৷ তোমরা যা কিছু করছ তা আল্লাহ মোটেই অজ্ঞাত নন। 
৮৬. প্রকৃত পক্ষে এসব লোকেরাই নিজেদের পরকাল বিক্রিকরে দুনিয়ার জীবন খরিদকরে নিয়েছে। কাজেই 
এদের জন্যে নির্দিষ্ট শাস্তি কিছুমাত্র হ্রাসকর! হবে না এবং কোন সাহায্যও তারা পাবেনা । 
৩৩৩৩১2৯5৯১৯ 


--+77৮ীশী শীট লাঁীলা্াঁী 


হত 
COCOA AN ava a 


CCE ECE 


gpa 


A 


ও 


war 


মুসাকে আনরা দিয়েছি 


(9 AS 4 48৩ 2৯০৪ 


করেছ 

€ 12 

নি তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত বরং আচ্ছাদিত 
করেছেন (সতাহল) (সুরক্ষিত) 


ককুঃ১১ 
৮৭. আমরা মৃসাকে কিতাব দিয়েছি। অতঃপর ক্রমাগতভাবে রসূল প্রেরণ করেছি। শেষকালে ঈসা ইবনে 


[উ] মরিয়মকে সুস্পষ্ট নিদর্শনসমূহ সহকারে পাঠিয়েছি এবং পবিত্র আত্মার দ্বারা তাকে সাহায্যও করেছি। এরপর 
ক তোমাদের এহেন আচরণ মোটেই বাঞ্চনীয় নয় যে, যখনি কোন নবী তোমাদের মনের লালসার বিপরীত কোন 
জিনিস নিয়ে তোমাদের নিকট আগমন করেছে তখনি তোমরা নিজেদেরকে তার অপেক্ষা বড় মনেকরে তার 
বিরুদ্ধাচারণই করেছ; কাকেও মিথ্যা প্রতিপাদন করেছ আর কাকেও করেছ হত্যা! 
৮৮. তারা বলে, আমাদের মন সুরক্ষিত; না, বরং আসল ব্যাপার এই যে তাদের কুফরীর কারণে তাদের উপর 
খোদার অভিশম্পাত বর্ষিত হয়েছে। এজন্যে তারা খুব কমই ঈমান এনে থাকে । 
৩০. “রুহুল কুদুস' বা ‘পবিত্র আত্মার অর্থ- অহীর (আল্লাহর প্রত্যাদেশবাণীর) মাধ্যমে প্রাপ্ত জ্ঞান হতে পারে, 


আবার এর অর্থ অহীবাহক ফেরেশতা জিবরাঈল (আঃ) -ও হতে পারে। এ ছাড়া এর মানে হযরত ঈসার 
(আঃ) নিজের পবিত্র “আত্বা'ও হতে পারে; কেননা আল্লাহতা'আলা তার আত্মাকে পবিত্র গুণাবলী দ্বারা 


ইতিপূর্বে 


sf PAS ৮ ৬ oh HE Ob ০ 


ত! অস্বীকার করল তারাচিনত যা তাদেরকাছে আসল. অতঃপর কুফরীকরেছে 
য় ৃ 


খন 
a DL 2 ৮2 2) At 
715251 bh OCI ৩৩ 

হার বি ০১ প্রত্যাখ্যানকারীদের উপর 


ত্র 
যার 
বিনিময়ে 


2 12 2 24 ALES ৯৮৫ ১ 298/227 
২০ ঞে ৷ 091 6 34 wes 
(এজন্যে) জিদ বশতঃ আচ্যাহ  নাযেল এ বিষয় অস্বীকার করে তাদের আত্মাকে 

যে | করেছেন যা 


৮৯. এখন খোদার নিকট হতে যে কিতাবখানি তাদের নিকট এসেছে তার সাথে তারা কিরূপ ব্যবহার করেছে? 
“যদিও তারা তাদের নিকট পূর্বহতে মওজুদ গ্রন্থের সত্যতা স্বীকার করত । যদিও উহার আগমনের পূর্বে তারা 
নিজেরা কাফেরদের মোকাবিলায় বিজয় ও সাহায্যলাভের জন্যে প্রার্থনা করত৩১; কিন্তু যখন সে জিনিষ এসে 


পৌছাল যাকে তারা চিনতে পারল তখন তারা তা মেনে নিতে অস্বীকার করল। এ সমন্ত অবিশ্বাসীর উপর খোদার: 


অতিশম্পাত! 
৯০. তারা যে জিনিসের সাহায্যে মনের সান্তনা লাতকরে১২ তা কতই না নিকৃষ্ট। তা এই যে, আল্লাহ্‌ যে বিধান 
নাযিল করেছেন তারা শুধু এ জিদের বশবর্তী হয়ে ত! মেনে নিতে অস্বীকার করছে যে, 


৩১. নবী করীমের (সঃ) আগমনের পূর্বে ইহুদীরা নেই নবীর আবির্ভাবের জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করতো 
যাঁর আগমন সম্পর্কে তাদের নবীগণ ভবিষ্যৎ-বাণী করে গিয়েছিলেন; এবং তারা তীর সত্বর আগমনের জন্য 
প্রার্থনাও করতো যাতে তার আবির্ভাবে কাফেরদের আধিপত্য মিটে যায় ও তাদের উত্থান ও উন্নতির যুগ 
শুরু হয়। 

৩২. এ আয়াতের আর একটি তরজমা এরূপ হতে পারেঃ যার জন্য তারা নিজেদের প্রাণকে বিক্রয় করছে তা 
কত নিকৃষ্ট জিনিস; অর্থাৎ নিজেদের সাফল্য ও সৌভাগ্য ও নিজেদের মুক্তিকে তারা জলাঞ্জলি দিল। 


১০৯১০ 


CCS CCC CCS 


সূরা আল-বাকানা.২. 88. পারা.১ 
৩৩ ব্য 


৮৫ > 7০৫ 271 ০24 ১ ৮৬ 
10 ৫9৩5 05 IE 9535 4৮১৩2 এ 


| তারা ফলে তাঁর বান্দাদের মধ্য হতে তিনি চান যাকে উপর তার অনুখহে আল্লাহ নাযেল 
পরিবেষ্টিত 


৯ 
এ 

৭ 
€ড 


ডি [9 2 পাত sl / পাপ hd A 
৪০১৪ ce ০১9) 5 ১৩০৮ ৩০ ৬০০৪ 


অপমানকর আযাব কাফেরদের জন্য এবং গজবের উপর গঞজবদিয়ে 
রয়েছে 


1211 ৬ 2 rs 22 6 
৮8 5 2008 51991 2৫ 05152 
বিষে সুরা তারা বলে আল্লাহ বলাবল পাটি 2 যখন এবং 
-& 4 ST TEE (ze dan oe Ed পাত? 
২৯ 58 3 55503 ৩ 05১25 52 ৬০ Uj 


সত্য সেটাই অথচ তাছাড়া যা তারা অস্বীকার করে ও ৮১০১৯ 
(আছে I 


1 
i A ন ৫১222 
৭ A | 0৩৯৩০ 


আল্লাহর নধীদেরকে তোময়া হত্যা কেন তাহলে বল তাদের সাথে (তার) সতভ্যায়ণকারী 
যা 


i খোদা তার বান্দাদের টু 

মধ্যেহতে নিজ মনোনীত একজনকে তার অনুগ্রহ (অহী ও নবুয়ত) দানে ভূষিত করেছেন৩৩। অতএব তার! 
খোদার দ্বিগুণ গযবের উপযুক্ত হয়েছে। বস্তুতঃ এ সমস্ত কাফেরদের জন্যে কঠিন অপমানকর শাস্তি নির্দিষ্ট 
রয়েছে। 

৯১. যখনই তাদের বলাহয়, আল্লাহ যাকিছু নাযিল করেছেন তার প্রতি ঈমান আন, তখন তারাবলে, “আমরাতে! 
শুধু সেই জিনিসের প্রতিই ঈমান এনেথাকি, যা আমাদের (ইসরাঈল বংশের) প্রতি নাযিল হয়েছে" । উহার 
পরিসীমার বাইরে যা কিছু অবতীর্ণ হয়েছে, তা মানতে তারা অস্বীকার করছে; অথচ যা মানতে তার! অস্বীকার 
করছে, ত! সত্য; এবং তাদের নিকট পূর্বহতে যে (আদর্শের ) শিক্ষা বর্তমান ছিল তা তার সত্যতা স্বীকারকরে ও 
তার সমর্থন করে। যাই হোক, তাদের জিজ্ঞেস কর, তোমাদের নিকট অবতীর্ণ আদর্শের প্রতি যদি তোমরা 
বিশ্বাসীই হয়ে থাক, তবে ইতিপূর্বে (বণী-ইসরাঈল বংশে আগত) খোদার সেই নবীদের কেন হত্যা করতেছিলে? 


SASSER 


a aye 


৩৩. তাদের মনের বাসনা ছিল-ভবিষ্যতে যে নবী আসবেন তিনি তাদের কওমের মধ্যে জন্মলাভ করুন| কিন্তু 
সেই নবী যখন অন্য একটি কওমের মধ্যে জন্মগ্রহণ করলেন, যে কওমকে তারা নিজেদের তুলনায় হীন 
মনে করতো , তখন তারা তাকে অস্বীকার করতে উদ্যোগী হলো; তাদের মনের বাসনা- যেন আল্লাহ্‌ 
তাদের কাছে জিঞ্জাসা করে তাদের কথা মতো নবী পাঠালে তবে ঠিক হতো । হি 

খ্রি পে এ বিনে এব পার সপন আবাস এপ এ পতি ৯৯৯ ১১৮ ৯৮১৯৮, ৯৯৮৯৮৯৬১২৮৯ f 


পর ৫4 কহ 

ত 
৬৬ 

No’ 
রঃ 
$৩ 
Le) 
b 
N 
XN 
২৯ 

বর 
এ 
\Ct 
১ 

৩৩৩৩০৩০০০০০ ৫৩৩৬০০১০১০০০০০০০০০০০০১০০১ 


মস 


aN 


সমুহ 
তে 3৫ ১) পাতা 
৮৮৮০১ যখন এবং যালেন রর এবং 
ঠা ডে ৩ ৪71 পারো 


i? তুরপাহাড়কে তোমাদের উপর রা 
তোমরা ধর 


৭৫৫ 55৩ 


৫১ 
® 


৫০১1 টার 


/ 
আল্লাহ কাছে 


93৬০৮ HI OL ৩৮) es 


ন তোমরা তাহলে 
সত্যবাদী মর য় যদি . মৃত্যুর 8১৮ 


৯২. তোমাদের নিকট মূসা কিরূপ উজ্জ্বল নিদর্শনসমূহ নিয়ে এসেছিল! তা সত্তেও তোমরা এমন জালেম হয়ে 
গিয়েছিলে যে, তার অনুপস্থিতির সুযোগে তোমরা বাছুরকে উপাস্য-দেবতা বানিয়েছিলে। 

৯৩. এছাড়া তোমাদের উপর তুর পাহাড় উঠিয়ে তোমাদের নিকট হতে আমরা যে চুক্তি গ্রহণ করেছিলাম, তাও 
স্বরণ করে দেখ। তাতে আমরা তাকীদ করেছিলাম যে, যে পথ-নির্দেশ আমর! দিতেছি তা বিশেষ দৃঢ়তার সাথে 
কাজে পরিণত কর এবং মনোনিবেশ সহকারে শোন । তোমাদের উর্ধ্বতন পুরুষেরা বলেছিলঃ আমরা শুনেছি বটে, 
কিন্তু মানবনা। বাতিল ও অন্যায়ের প্রতি তাদের মন এতই আকৃষ্ট হয়েপড়েছিল যে, তাদের মনের পটে বাছুরেরই 
প্রভাব দৃঢ়ভাবে স্থাপিত হয়েছিল। বলে দাওঃ তোমরা যদি ঈমানদার হও, তবে যে ঈমান এধরণের পাপকাজের 
প্রেরণা দেয়, তা বড়ই আশ্চর্যজনক ঈমান! 

৯৪. তাদের বল, পরকালের ঘর সমগ্রমানুষ ব্যতীত কেবল তোমাদের জন্যেই যদি নিদিষ্ট হয়েখাকে, তাহলে 
তোমাদের মৃত্যু কামনা করাই বাঞ্চনীয়; ১৪৪২৬-১১১:১০১১৬১৯১২৭৪:৪১০১২৫ 


2৪৬৬৬ জু রে (2 


তাদের হাত আগে পাঠিয়েছে এ কারণে কখনও 


১০৯৯৯ 


পি 


ANS 


224 টা রর 
অত্যাধিক লোভী রা 
পাবে অবশাই 


~ ১ 84 ৮০ ২% 
92 Gh 
শির্ক করে 


৮৮৯৯০ 


১০১ 


৯৮৯৯৯ ৯ 


রত এপি প্রত 


টি 


৯৫. নিশ্চয় জেনো এরা কখনই মৃত্যু কামনা করবেনা । নিজেদের হাতে উপার্জন করে তারা যাকিছু সেখানে 
পাঠিয়েছে,তার প্রেক্ষিতে সেখানে যাওয়ার কামনা না করাই স্বাভাবিক । আল্লাহ এই যালেমদের অবস্থা খুব ভাল 


৯৬. তোমরা তাদেরকে বেচে থাকার জন্যে লোকদের মধ্যে সবচেয়ে বেশী লোভী দেখতে পাবে। এমনকি এ 
ব্যাপারে তারা মুশরিকদের অপেক্ষাও অধিক অগ্রসর তাদের প্রত্যেক ব্যক্তিই কোননা কোন ক্কূপে হাজার বছর 
পযর্ত্ত বেঁচে থাকার বাসনা পোষণ করে। অথচ (ইহা নিঃসন্দেহে) দীর্ঘজীবন তাদেরকে আযাব হতে কখনো দূরে 
রাখতে রেক্ষাকরতে) সমর্থ হবে না। তারা যেসব কাজকর্ম করছে তা সবই আল্লাহর গোচরীভূত হচ্ছে। 


ৃ 
ৃ 
| 
ৃ 
ৃ 


2১০ 


৯৭. তাদের বল, জিব্রাঈলের যে শত্রুতা পোষণ করেও৪ তার জেনেরাখা- দরকার যে, 


ইহুদীরা মাত্র নবী করিম (সঃ) এবং তার প্রতি যারা ঈমান এনেছিলেন তাদের মন্দ বলতো না, খোদার 
প্রিয় সম্মানিত ফেরেশতা জিবাঈল (আঃ)-কেও তারা গাল-মন্দ করতো" ও বলতোঃ সে আমাদের শত্রু; সে 
রহমতের (কৃপা ও করুণার) ফেরেশতা নয়, বরং আযাবের (শান্তির) । 


| SRSA 


১৮০ 


১৯ ২৯০ ১১১ 


লিল 


এ 2 147, A নব ৫৫7 
201 ১ ৬১০৪ (25 ০ ১ 
ত্প 2 পাতা ক 

আল্লাহ্র অনুষতিক্রমে তোমমঅত্তরে উপর তা নাযিল নে নিশ্চয় 


৪ 
DDD or 


(2,32 122 [4 22 / 2// 3/7 
OLE G63 3 Gu 2 ৩৪৩ 
মু'মিনদের জন্যে সুসংবাদ ও হেদায়াত এবং তার সামনে (তার) 
(আছে) যা 
: “22 রা FI OH পোপ, / নও AAA 6৮৫/৮ ৩ MA 
A ০১: 2 (৮৯০ 5. ১৮০ ৩ 4১ ১৩৩ ০৮৩ 
fh জীব্রাদলের ও তার রসূলদের ও তার ফেরেশতা ও আল্লাহর শত্রু হবে যে 
দের 
> ববে / পতি 2 € এপ ৬ CONE MAN Eo 
AAD ১৪০৪%৬৯৮৯৬ 2 | 22 
} নিশ্চয় এবং (সেইসব) শত আপ্রাহ নিশ্চয় ফলে মিকাঈলের ও 
কাফেরদের জন্য (হবেন) 
} ৫ রর 92? পা 15৮৫ | রে 417 
রি ৮ ৬ ৪২৩ yl 5 ৩৮1 
্ ৬৯ রে ৬০৩ ৩5 ৬ 
ছাড়া তাকে অস্বীকার করে না এবং আয়াত সমূহ তোমার উপর ০০ 
ট 


প্র 


পি 


গ্রেট 


৫৫:08. 4০ / 23900, ১৮ ১-- 
OU YJ ৮১০ ০৪ এসএ 


বিশ্বাস করে না তাদের অধিকাংশ বরং তাদের মধ্যকার 


EY 


a 


সত্যতা স্বীকার ও সমর্থণকরে এবং ঈমানদারদের জন্যে সঠিকপথের সন্ধান ও সাফল্যের সুসংবাদ নিয়ে এসেছে। 
৯৮. (জিব্রাঈলের প্রতি শত্রুতা পোষণের এই যদি কারণ হয়ে থাকে তবে বলেদাও যে) যারা আল্লাহ, তাঁর 
ফিরেশতাগণ, তাঁর পয়গন্বরগণ এবং জিবাইল ও মিকাঈলের শত্রু, আল্লাহ স্বয়ং সেই কাফেরদেরও শত্রু । 

৯৯. আমরা তোমার প্রতি এমন সব আয়াত নাযিল করেছি যা সুস্পষ্টর্পে সত্যপ্রকাশ করছে। কেবল ফাসেক 
তা মেনেনিতে অস্বীকার করে থাকে। | 

১০০. সাধারণতঃ এটাই কি হয়নি যে তারা যখন কোনকিছুর প্রতিশ্র্ততি দানকরেছে, তখন তাদের একটি না 
একাট উপদল নিশ্চিতর্ূপেই তা উপেক্ষা করেছে? আর সত্যি কথা এই যে, তাদের মধ্যে অনেকলোক আন্তরিক: 
নিষ্ঠা সহকারে ঈমানই আনেনি। 


RRNA 55529১০০০১১১১০১৯২ 


4 

4 A 

৬৯৬ 

I 

চক 

CN 

৬ 

N 

৩ 

চে 

১৩ 
Ns 
১৮ 
© 
CC 

খে 

\ চে 

SUCCES CC DOT DD DDD TT ৯৯১৩১ 


০ 


সূরা আল-বাকারা-২ ৪৮ ৃ 

এপ এপি সত ক্স সক ৯৯ AS ASD TDI AT Par DT 2 ৯৪ 
ঢ রা ১০ পা ০০৪ Ld রত 

ত্য 8৩০ 4 ৬৬৮ 93 UPI ভি ও ৃ 


(ভোর) সত্যয়িনকারী আল্লাহর কা. থেকে কোন রসূল তাদের কাছে যখন এবং [8 


১০১. যখনি তাদের নিকট খোদার তরফ হতে কোন রসূল আগমণকরে তাদের নিকট (পূর্বহতে) মওজুদ 
কিতাবের সত্যতা স্বীকার ও সমর্থণকরে তখনি এই কিতাবধারীদের মধ্যে হতে একটি উপদল খোদার কিতাবকে 
এমন ভাবে পিছনে ফেলে রেখেছে যেন তারা এ সম্পর্কে কিছুই জানেনা । 

১০২. অথচ সে সব জিনিসকে তারা মানতে শুরু করল, শয়তান যা সোলাইমানের রাজত্বের নাম লিয়ে পেশ ' | 
করছিল। প্রকৃতপক্ষে সোলাইমান কখনই কুফরী অবলম্বন করেনি! কুফরী অবলম্বন করেছে সেই শয়তানরা যারা 
লোকদেরকে যাদুগিরি শিক্ষাদান করছিল। বেবিলনের হারুত ও মারুত দুই ফিরেশতার প্রতি যা কিছু নাযিল করা 
হয়েছিল তারা তার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়েছিল। 


Ee AS) 


এসেছে fl 
A i 5 রানে ৮, ১ 224৫ ard 2 A 
Al ৩২০০৮৩৪০190 ৫১68 BSS h 
fl NE কিতাব দেওয়া হয়েছে যাদের ৮ একদল রিটের দা 
১৫ ৮৫5 + 2942 22% 2 A: 
EL টি 5৩623 এ $ ৫ 92470? 
A পেশকরত (তোর) তারা অনুসরণ এবং অরা যেন চাদের. পিঠের পিছনে ( 
A] 
0 পর ৩ 
/ ৩ RS ৬০ ৬১০০ 0 ৩১৫7 
i সুলাইনান kis না আর সুলায়নানের রাজনের সম্পর্কে  শয়তানরা 
হের ০ ৩ C7 ৫ রর 
[| 6 ৯, GE OPS 1S গেজ EF 
(| (আয়ত্বকরত) এবং যাদু লোকদেরকে (তারাই)শিখাত কুফরী করেছিল শয়তানরা কিন্তু | 
: যা 
পাও Ef পাঠ 5 র্‌ 
৮১3১৩ এ 2 ৩১৩ ১৫ ৫18৫ 0১ 
ও দুই ফেরেশতার উপর লাধিলতি 
নাথে?) হয়েছিল fl 


চু 85৭১88৮০১৯০ 


সূরা আল-বাকারা.২, ৪৯ 
৩2552522222 TLRS 
ঞ রি ক এটি A ww 
বেগ রা 


রগ 


45125 পে পার্ট ও 1৮ / 
1৮৮ ৬৬ ৬০৮৩০ ০৮৮৪ ৩ 2 


আমরা মূলতঃ, দুজনে যতক্ষণ না কাউকে দুজনে শিখিয়েছে না অথচ 


পরীক্ষা 
(মাত্র) বলেছে 
Lod পা ১১৬৫৯ A Pt? রাধা 
(১৬ ৰ ১) ৯১১2: Ug Le 0১৮৩ 886 ৮২৬ 
তবুও 
তারা শিখে 


দো রণ 
মাঝে তা দিয়ে তারা পৃথক করত যা তাদের থেকে কুফরী করো অতএব 
দুজন 


১৯৯৮১ 


পে 


না 


৯০০০০০০১০১১ 


৫ পরও (১2শ এর ১ পাক 
৫ ৬ be) 
yl ৬০. oo রি 239 ভি 3৯122) 5 57 
এছাড়া কাউকে এদিয়ে ১০৪ তারা না এবং তোর স্ত্রীর ও পুরুষের 
Eo / 


দোষী) 
234242 EA AAS LTA w i: 
৮ (১৫৪5 ১) 5 ~~ (/৮% ৬ (০৮৮৩৫ 5 ৮401১১0 


তাদের উপকার করত' না এবং তাদের ক্ষতি করত (এমলকিছু) তারা শিখে এবং আল্লাহর অনুমতি 
যা 


DDD 


ক্রমে 

5) রর ন A 232122 পর্ণ ০1৮ RAL 

ED ৯১৯১৩ ০ Lalor IE ৩৯৪ এ 

কোন আখেরাতে তার জন্যে নেই ত ক্রয় করেছিল পিতা এবং 
‘যে 


অথচ তারা (ফিরেশতারা) যখনি কাউকে এ | ; 
জিনিসের শিক্ষা দিত, তখন প্রথমেই একথা বলে স্পষ্টভাষায় হুশিয়ার করে দিত যে, ‘দেখ, আমরা নিছক একটি 
পরীক্ষামাত্র, তোমরা কুফরীর পংকে নিমজ্জিত হয়োনা"*৫। তা সত্বেও তারা ফিরেশতাদ্বয়ের নিকট হতে সেই 
জিনিসই শিখতেছিল, যা দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টিকরা যায়। অথচ একথা সুস্পষ্ট যে, খোদার অনুমিত 
ব্যতিরেকে এ উপায়ে তারা কারো কোন ক্ষতি সাধন করতে সমর্থ হত না। কিন্তু এ সত্বেও তারা এমন জিনিস 
শিখত যা তাদের পক্ষে কল্যাণকর ছিল না বরং ক্ষতিকর ছিল; এবং তারা ভাল করেই জানত যে এ জিনিসের 
খরিদ্দার হলে তাদের জন্যে পরকালের কোনই কল্যাণ নেই। ্‌ | 


৩৫. এই আয়াতের ব্যাখ্যায় বিভিন্ন উক্তি আছে। কিন্তু আমি এর যা অর্থ বুঝেছি তা হচ্ছেঃ বণী-ইসরাঈল যে 
সময়ে বাবেলে দাস ও বন্দী জীবণ-যাপন করছিল সে সময়ে তাদের পরীক্ষার জন্য আল্লাহতা*আলা দুই 
ফেরেশতাকে প্রেরণ করে থাকবেন । লৃত (আঃ)-এর জাতির কাছে যেরূপ ফেরেশতাগণ সুদর্শন, বালকরূপ 
ধারণ করে গিয়েছিলেন, উক্ত ইসরাঈলীগনের কাছে ফেরেশতারা সম্ভবতঃ পীর ও ফকিরের রূপধারণ করে 
গিয়েছিলেন সেখানে তারা হয়তো একদিকে যাদুর বাজারে নিজেদের দোকান ফেঁদে বসেছিলেন ও 
অন্যদিকে তারা লোকদের কাছে যুক্তি-জ্ঞানসহ সত্য পৌছে দিয়ে সতর্ক করার দায়িত্ব পূর্ণভাবে পালনের 
জন্য প্রত্যেক ব্যক্তিকে সাবধানও করে দিতেন। যে দেখ, আমরা তোমাদের পক্ষে পরীক্ষা স্বরূপ; তোমরা 
নিজেদের পরকাল নষ্ট করোনা । কিন্তু তা সত্বেও লোকে তাদের উপস্থাপিত “সিফলী আমলিয়াত'- যাদুর 
হীন ক্রিয়াকান্ড ও তাবীজ-তুমার, মন্তর-তন্ত্রের জন্য উম্মাদের মত ছুটে আসতো । 

হু হহহ ৮১১১১ 


লাশ 


সপ 
১১৩ 


CSU DDS 


৫ ১৯৯১১৯১৯৩১১ 


৩৩ 


০০৩৫৩০৩৩ 


সে 


2৩৮৩৩৩৩ 


তু তু তু 


শব্দার্থে কর-১/৭-_ 


সূরা আল-বাকারা.২ ৫০ পারা.১ 


SAAS ২১১৮৯ ৯৯১৯১৯০৯৯১১ CERRINA CDN AS ADT AT ২ ৬. মি 


5555555) 


০১৫2452১০১২ 


রি 


৮ 29342 টা 
© ০0৯৮৩1৯ 


তারা জানত 


11410 


তোবরা শ্রবণ কর এবং 'উনজুরনা' তোমরা বল বরং 


তারা যে জিনিসের বিনিময়ে নিজেদের জীবন বিক্রি করেছে, তা কতই নিকৃষ্ট জিনিস। হায়! এ কথা তারা যদি 
জানতে পারত! 


১০৩. তারা যদি ইমান আনত ও তাকওয়া অবলম্বন করত তবে খোদার নিকট তার যে প্রতিফল পাওয়া যেত তা 
তাদের পক্ষে কল্যাণময় হত। তারা যদি তা জানতে পারত! 
রুকুঃ১৩ 


১০৪. হে ঈমানদাররা 'রায়েনা’ বলোনা, বরং ‘উনযুরনা’ বল এবং লক্ষ্য করে শ্রবণ কর৩১। এ কাফেররা 
নিশ্চিতরূপে কঠিন শাস্তি পাওয়ার উপযুক্ত। 


SCD TDD DODD 


৩৬. ইহুদীরা যখন রসূলুল্লাহ (সঃ)-এর মজলিসে আসতো তখন তারা প্রতিটি সম্ভাব্য উপায়ে তাদের অস্তরের 
জ্বলন মিটাবার চেষ্টা করতো । নবী করীমের (সঃ) সঙ্গে আলাপ-আলোচনা ও কথা বার্তার মধ্যে যখন 
তাদের কোন সময়ে একথা বলার প্রয়োজন হতো যে, 'থামুন, আমাদের কথাটা বুঝে নেবার একটু অবকাশ 
দিন’; তখন তারা বলতো 'রায়েনা' । এর বাহ্যিক অর্থ হচ্ছেঃ ‘আমাদের জন্যে একটু অবকাশ দান করুন, 
রেয়ায়েত করুন, বা আমাদের কথা শুনুন’ । কিন্তু এর কয়েকটি কদর্থও আছে। এ জন্য মুসলমানদের 
নির্দেশ দেওয়া হয় যে, তোমরা এ শব্দ ব্যবহার থেকে বিরত থাকো; ও তার পরিবর্তে 'উনযুরমা’ বলতে 


থাকো অর্থাৎ ‘আমাদের প্রতি লক্ষ্য করুন বা আমাদের একটু বুঝে নিতে অবকাশ দিন'। 
৫৩৩৩ ০৩০০০ সিএ 


৩২৩০০৫৩৩০০৫ 


is Wan ian ina Nn 


£ 


PAVE 


১৫৬০৫, 


ৃ 
০1 5 


এ পট 
0) 
যে 


আহলে মধ্য হতে নব 


১5802 1 5৬8 
১০ ধারা 


১১৯৯০৯০৯১৯৯ 


৫ 
১৯৯১৯ 


ু 


ran an 


ৰ 


Ey 
ৰ 
RR 


দক 
আর তত শর্ত > (a 
3 ALA 2 পাঠ এ 2 ne 24 2/ «7! মর 
শা ১৪১৪ 5 ৩৪ ৯৪৪ ৬৩ ৩5৫0 Ht 
প অথবা তারচেয়ে উত্তম আনিআমরা তা আমরা অথবা আয়াত | 
- ভুলিয়ে দেই 


১০৫. যারা সত্যের এই আহবান কবুল করতে অস্বীকার করেছে, তারা আহলি-কিতাব হোক আর মুশরিকই হোক 
তোমার প্রতি তোমার খোদার নিকট হতে কোন প্রকার কল্যাণ অবতীর্ণ হওয়াকে কেউ পছন্দ করেনা; অথচ 
আল্লাহ যাকেই চান নিজের রহমত দানের জন্যে মনোনীত করে নেন। বস্তুতঃ আল্লাহ বড়ই অনুগ্রহশীল। 

১০৬. আমরা যে আয়াত “মনসুখ' করি কিংবা ভুলিয়ে দিই, তার স্থানে তা অপেক্ষা উত্তম জিনিস পেশ. করি, 
কিংবা অস্ততঃ অনুক্ধপ্ণ১৭ জিনিসই এনে দিই। 
১০৭. তোমর! কি জাননা যে, আল্লাহ সর্বশক্তিমান? এটা কি জানা নেই যে আকাশ ও পৃথিবীর প্রভৃত্ব একমাত্র 
আল্লাহরই জন্যে? তিনি ব্যতীত অন্য কেউই তোমাদের বন্ধু ও সাহায্যকারী নেই। 


৩৭, এখানে একটা বিশেষ সন্দেহের জওয়াব দেওয়া হয়েছে যা ইহুদীগণ মুসলমানদের অস্তরে নিক্ষেপ করার 

চেষ্টা করতো। তাদের আপত্তি ছিলঃ যদি পূর্ববর্তী আসমানী এস্থগুলি খোদার তরফ থেকে এসে থাকে আর 
|. এ কোরআনও যদি খোদার পক্ষ থেকে হয় তবে পূর্ববর্তী গ্রন্থ সমূহের কতক নির্দেশের পরিবর্তে কোরআনে 
ৃ 


| __ _অন্যরূপ নির্দেশাবলী কেন দেওয়া হয়েছে? 
ই হু হু TALL 


সূরা আল-বাকারা.২ ৫২ পানা.১ 
রুহ সু 


নি 24, > ৮৮১৮ TANARIS 
7 Csr Oe CS 265501955৩1 ৩১৬৮-০ 
ইতিপূর্বে মুসা বিজিত যেমন তোমাদের রসূলকে প্রপ্নুকরব যে তোষরা চাওঁ কি A 


TTT, TS 


LALLL 2 2A 


901 74 8 5% Ses 01 ০৫০০ ও 


৮৯৯১৯ 


৭ 
1 সরল-সোজা সে হারাল. নিশ্চয় ঈমানের বদলে কুফরীতে পা যে নু 
র্ ১৫5 ০ ১৫০ এ2১৬৫ ৫ 
9৫, ৬৪: 5 ৫) 5 IE ৃ তা ১2152 vs 58 A 
উর কিতাবের আহলে অনেকে ৮৬৪ 
-$ £ ৮৮ টিকেএ A) 
) 2 ০2৫ পি রে 
০০ ডি 9৮ ৬৪৩৪ ৪2৬৬ র্‌ 


যা এর গল্পও তাদের নিজেদের কাছের হিসো কুফরীতে 
|| 


4 CE (৬. le 21 5 1282 el ৫ 


আল্লাহ (ফয়সালা যথক্ষণ না উপেক্ষা কর ও তা জত প্রকৃত সত্য তাদের কাছে সুষ্পষ্ট 
করে) দেন হয়েছে. 


8.2) 2 99565৮6৮৮45 2 6) ৮ 


নামাজ তোনরাকায়েম এবং ক্ষমতাবান কিছুর সব উপ. আয়া লি তাত নিব 
কর 


০৩০০4০০০৩৯৮ 


১০৮, তোমার কি তোমাদের নবীর নিকট সে ধরণের দাবী ও প্রশ্ন পেশ করতে চাও, যেমন ইতিপূর্বে মুসার নিকট 
করা হয়েছে৩৮? অথচ যে ব্যক্তিই ঈমানের আদর্শকে কুফরীর আদর্শে পরিবর্তিত করল, সে-ই প্রথ ভ্রষ্ট হল। 
১০৯. “'আহলি-কিতাব' দের মধ্যে অনেক লোকই তোমাদেরকে কোন উপায়ে ঈমানের পথ হতে কুফরীর দিকে 
নিয়ে যেতে চায়, যদিও প্রকৃত সত্য তাদের নিকট সুস্পষ্ট হয়েছে; কিন্তু শুধু নিজেদের হিংসামূলক মনোবৃত্তির 
কারণেই তোমাদের জন্যে তাদের এই মনোবাঞ্ছা । এর উত্তরে তোমরা ক্ষমা ও মার্জনার নীতি অবলম্বন কর। 
যতক্ষণ না আল্লাহ নিজেই এর কোন চূড়ান্ত ফয়সালা করে দেন। নিশ্চিত জেনো, সবকিছুর উপরই আল্লাহর শক্তি 


৩ 


৩৮. ইহুদীগণ খুঁটিনাটি ও সু্্মাতিনুঙ্ষ্ম কুট আলোচলা-তর্ক তুলে মুসলমানদের সামনে নানা প্রকার প্রশ্ন উথাপন 
করতো ও নবী (সঃ)-কে নানা প্রশ্ন করার জন্য তাদেরকে প্ররোচনা দিত; এটা জিজ্ঞেস কর, ওটা জিজ্ঞেস 
কর, সেটা জিজ্ঞেস কর প্রভৃতি । এ ব্যাপারে আল্লাহতা'আলা মুসলমানদেরকে সতর্ক করে দিচ্ছেন যে, 
তোমরা এ ব্যাপারে ইহুদীদের ন্যায় মতি-গতি অবলষন করোনা; সে রকম ভাব থেকে বেঁচে থাকো। 


হু হু হু তত 


লীলা 


বু রাজা 


amin Nan Nee Nie 


সুরা আল-বাকারা.২ 


রি ৬ AS 


৯০৩৪৮ 
জন্যে 


পাবে 
১০৫ রণ 72১৮ 6৫ ১৫১৫ 
৮৩ ১০৮৮৪ OU 
তারা বলে যা 


এবং খুৰ দেখছেন তোমরা আমল 


রর 172৮4. ৰব 
৩৩৬ 5721 4b 


যাকাত দাও; তোমরা নিজেদের পরকালীন মুক্তির জন্যে যা কিছু কল্যাণ আগে পাঠিয়ে দিবে তা তোমরা আল্লাহরই 
নিকট মজুদ পাবে। বস্তুতঃ ভোমরা যাই কর না কেন, তা সবই আল্লাহর গোচরীভূত হয়। 


খৃষ্টান হবে । মূলতঃ এ তাদের মনের কামনা মাত্র। তাদের বল, তোমাদের দাবীতে তোমরা সত্যবাদী হলে তার 
উপযুক্ত প্রমাণ পেশ কর। | | 
১১২. (বস্তুতঃ তোমাদের বা অন্য কারো বিশেষ কোন বৈশিষ্ট্য নেই) বরং সত্য কথা এই যে, যে ব্যক্তিই নিজের / 
সত্তাকে আল্লাহর আনৃগত্যে সম্পূর্ণরূপে সোপর্দ করেদিবে এবং কার্যতঃ সত্যনিষ্ঠা অবলম্বন করবে, তার খোদার - 
নিকট তার জন্যে প্রতিদান রয়েছে-এবং এ ধরণের লোকদের জন্যে কোন প্রকার ভয় ও আশংকার কারণ নেই। 


ওপর 


CLES এত OF ৬১৬৫ ০৮৫ G38 & 
জানে না যারা তোরা) এভাবে কিতাব রা 


এর? পরশ 2৪৫৫ Id Le 6৫১০4 

SLED LY পি তি DE ods 

কিয়ামতের দিনে তাদের মাঝে ফয়সালা আল্লাহ অতএব তাদের উক্তির 
করবেন 


A 


করত 
জি SUS 
চেষ্টাকরে এবং তাঁর নাম তারমধ্যে 


) নত EOE ৭), ৩৪৪৩৫ ও 


পার 


aR SS 


যে 


4 2 1১ 
GS 85৯১) 


ঝি 


এপার AOL ALS Cae aS লে a) 1 


আযাব “আখেরাতের - 
রুকুঃ১৪ 
১১৩. ইয়াহুদীর! বলে, খৃষ্টানদের নিকট কিছুই নেই। খৃষ্টানরা বলে ইয়াহুদীদের নিকট কোন সত্যই নেই। অথচ 
উভয়েই ‘কিতাব পাঠ' করছে। আর যাদের নিকট কিতাবের কোন জ্ঞান নেই তারাও অনুরূপ দাবী পেশ করে 


উপর  খৃষ্টানরা 
22/2 > ৫ 
9 (35 ১5৪2 ৬০১ 5৮০০] 
কোনকিছু ইহুদীরা নাই বৃষ্টানয়া 


৮] থাকে । তাদের এই যে মতবিরোধ, আল্লাহতা'আলা কিয়ামতের দিনই এর চূড়ান্ত মীমাংসা করে দিবেন। 

1 ১১৪. যে ব্যক্তি খোদার এবাদতস্থল সমূহে খোদার নাম স্বরণ করতে বাধা দেয় এবং তা বিধ্বস্ত করতে চেষ্টানুবর্তী 
হয়, তার অপেক্ষা যালেম আর কে হতে পারে? এ ধরণের লোক কোন দিক দিয়েই এ এবাদতস্থল সমূহে 
প্রবেশানুমতি পাওয়ার যোগ্য নয়। আর তারা যদি সেখানে একান্তই প্রবেশ করে, তবে ভীত-সন্ত্স্ত অবস্থায়ই 
প্রবেশ করতে পারে। বস্তুতঃ এদের জন্যে পৃথিবীতে চরম লাঞ্চনা রয়েছে এবং পরকালে রয়েছে কঠিন ও বিরাট | 

শাস্তি AAAS ৮ 


এসএ অ রীতি পরখ পতি এন একর এপ এ এসে সর তা ত জা চা ৬ La 


ec: ভিত ৮৯১০ ০০ + পলাশী এ ত. 


এ রা a ২১ ১4০ ন) A ATA i 
৫4৫4 ১ 25772 5 
নিক পি ৮ ৩৩ রে ৮ 5 ৩ 1: ১ 
অতঃপর মুখ ফিরাও ৮ ও পূর্ব আল্লাহরই এবং fo 
টু A § 


4) ৩৩৪) WG 912৮5 2895 Bl 61১9 


- আল্লাহ্‌ গ্রহণ তারা বলে এবং সবকিছু জানেন . সর্বব্যাপী আল্লাহ নিশ্চয় আল্লাহর 
শি 


১০১৭৭ ~~! এ 4 03 sam ৩৩5 


১৯১৯৯০৩৩৩৩৩ 


ও আসমান সমূহের মধ্যে যাকিছু (রয়েছে) বরং তিনি পবিত্র সন্তান 
(আহে) তারজন্যে 
116 ০৪০৮ ৫১৫১৭ ৫ 2৮, ? 
Im AX OOHRS. YS ৮৮৪০৭ 
ও  আসমানসমূহের (ভিনি)বষ্টা অনুগত তারইকাছে সবকিছুই জনে 
> (dL ০9 EA ৫ বে 2৩ পর্ণ শি A / 277 নর 
২৫০৮ & 02 ৬০১11 (19 ০2 ৮০৪০৯)।, fh 
হও তাকে বলেন শুধুমাত্র কোন কাডা সিদ্ধান্ত যখন এবং পৃথিবীর " L 
(করার) করেন , 
{2442 (34 প 2১০৯ৰ রে) প্রি ৮১৮৫৫ 
১০26 * 2০১৮৩ 5 GN 08 2 992 
আমাদের সাথেকথা লা কেন জানে না যারা বলে এবং তখনই 
তি রা হয়েযায় 
পরা জান ৬ 
৮৫ 2) ol ll Et) 


অথবা আল্লাহ 


১১৫. পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর যে দিকেই তুমি মুখ ফিরাবে, সে দিকেই আল্লাহর চেহারা বিরাজমান । নিশ্চয় 
আল্লাহ বিশালতা সম্পনু ও সর্বোজ্ঞ। | 
১১৬. তারা বলে আল্লাহ কাকেও সন্তানরূপে গ্রহণ করেছেন। মূলতঃ এ কথার পংকিলতা হতে আল্লাহ পবিত্র । 
প্রকৃত ব্যাপার এই যে, আকাশ ও পৃথিবীর সকল জিনিসই খোদার মালিকানার বস্তু, সবই তার আদেশানুগত ৷ 
১১৭. তিনিই আসমান-জমীনের স্রষ্টা । তিনি যা কিছুরই সিদ্ধান্ত করেন, তার জন্যে শুধু বলেন, ‘হও’ আর অমনি 
তা হয়ে যায়। 

১১৮. অজ্ঞ লোকেরা বলে, আল্লাহ স্বয়ং আমাদের সাথে কথা বলেন না কেন কিংবা কোন নির্দশনই বা কেন 


তু 


EMER 


Bb 
বু 
LY 
A 
| 
4 
A 
h 
স্‌ 
4 
4 
4 
পে 
4 
4 
৯ 
এ. 
| 
এ 
৮ 
[| 
LU 
bl 
tr 
2 
5 
৫ 
. ~~ 
* টানে 
LA 
2 
[ব্‌ 
এ 
A 
এ, 
৬ 
£ 
4 
4 
€ 
Ld 
৮ 
নখ 
রত 
4 
ট্রে 


হবে 
ue |) 2 3১+) 


২] এ ধরণের কথা এদের পূর্ববর্তী লোকেরাও ঘলত। অতীত ও বর্তমানের সকল পথত্র্দের মনোবৃত্তি 


বিশ্বাসীদের জন্যে তো আমরা নির্দশনসমূহ উজ্জ্বল ও সুস্পষ্ট করে দিয়েছি। 
১১৯. (এ অপেক্ষা বড় নিদর্শন আর কি হতে পারে যে) আমরা তোমাকে সত্যজ্ঞানের সাথে সুসংবাদদাতা ও ভয় |) 
প্রদর্শনকারী রূপে পাঠিয়েছি? ফলতঃ টি MAE EN 


১২০. ইহুদী ও খৃষ্টানৱা তোমার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না, যথক্ষণ না তুমি তাদের পদাংক অনুসরণ করতে 
শুরু করবে । তুমি স্পষ্ট ভাযায় বলে দাও যে আল্লাহ যে পথের নির্দেশ দিয়েছেন, প্রকৃত পথ তাই । 


৩৯. অর্থাৎ অন্য নিদর্শনের আবশ্যকতা কি ? সব থেকে সুষ্পষ্ট নিদর্শন তো মুহাম্মদের (সঃ) নিজস্ব ব্যক্তিত্ব । 
7 তীর জীবনের নবুয়্যতপূর্ব অবস্থা, আর যে দেশ ও জাতির মধ্যে তিনি জন্মলাভ করেছেন তার অবস্থা এবং 
যে অবস্থার মধ্যে তিনি লালিত-পালিত হয়েছেন ও জীবনের চল্লিশটি বৎসর যাপন করেছেন, তার পর সেই 
বিরাট মহিমান্বিত কর্ম-কান্ড যা নবুয়্যত-প্রান্তির পর তিনি আঞ্জাম দিয়েছেন- এ সবকিছু এমন এক 
ih SS as BATE DSL 584482828১0, 


না তোমার নিকট যে আন এসেছে তা লাভ করার পরও যি তুমি তাদের লালসা অনুসারে চলতে থাক তবে 
খোদার আযাব হতে রক্ষা করার মত তোমার কোন বন্ধু ও সাহায্যকারী হবে না! 

১২১. আমরা যাদেরকে কিতাব দিয়েছি, তারা তা যথোপযুক্তভাবে পড়ে, তারা তার প্রতি নিষ্ঠা সহকারে ঈমান 
আনেও০। তার প্রতি যারা কুফরী করে মূলতঃ তারাই ক্ষতিগ্রস্ত হয়। 

কুকুঃ১৫ 

১২২. হে বনী ইসরাইঈলেরা। স্মরণ কর তোমাদের প্রতি আমাদের দেয়া নেয়ামতকে । একথাও স্মরণ কর যে আমি 
তোমাদেরকে দুনিয়ার জাতি-সমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। 


৪০. এখানে আহলি-কিতাবদের মধ্যকার সৎ ও সত্যপ্রিয় লোকদের প্রতি ইশারা করা হয়েছে। যেহেতু তারা 
সততা, ন্যায়পরতা ও সত্যপ্রিয়তার সংগে খোদার সেই কিতাব য্া তাদের কাছে পূর্ব থেকে ছিল তা পাঠ 
করেন এজন্য তারা কোরআন শুনে বা পাঠ করে তার প্রতি বিশ্বাস স্থাপন করেন। 
তত 
শব্দার্থে কুর-১/৮-__ 


পে এ এ এও এও এছ সরান] এক সত খন সত সে পা ৮১০ পা অর খ & ২০ সপ অত এ, এখস্প ৬৯৮৯ ৬ ৯১ ৮৮:৯১ ৮৮ ৮ 


২ oe a Ye Smtr ts Sim স্পা ৮২৩১ ৯ ২৩০৩৮ শি ৩ পম সক পপ পাপ 4 সপ শাশিস্পি 777 | 


— 


PE nnd od” pnd এতে, 


চে ্ ৮ 
2 বেস পপ aan 


১৩ B24 BE ১৪৩ / 
ন। এবং 7 জন্যে কোন ব্যক্তি কানে আসবে না লেনিনের তোমরা এবং 
ভয়কর 


2 এ (৫421 প2 51৫2 
ডি >) 5 ০05 Saks ৯) 5 ০৩৩ 0 2 
তাকে ফায়দা না কোন | 


তালা না এবং কোন সুপারিশ এবং বিনিময় তার থেকে খ্রহণকরা 
সৰ হবে 

৫26 1 12৮ 8৯৮৮ এত 1৫5 AES তা 2 

৮৩৫৮ ৩৪ GD (১০ ৩৩ ৪) 269৩১ 


সে অতঃপর কয়েকটা কথা তার রব ইবরাহীমকে পরীক্ষা (স্বর্ণকর) এবং সাহায্যপ্রাপ্ত হবে 
সেগুলো পূর্ণকরল দ্বারা করেছিলেন যখন 


১ ৩৪ 508 444] ০) এ 0) 


আমার থেকেও এবং সে বলল দিনকে তোমাকেনিয়োগ ol আল্লাহ্‌) 


সম্ভানদের করব 


৮১৫৩ 2 > ঙ b ১৮ 2 রে 2 
৩২০০ ১ 9৩8) ৬৬৪ ০৬৫ SOE 


আহরা (শ্বরণকর)- এবং যালেমদের আমার প্রতিশ্রাতি প্রযোজ্যহবে লা (আল্লাহ) 
করেছিলাল যখন (জন্যে) বললেন 
৮ ৭ / z ৬১ Z/ রণ পার্ট পাক 
৮৩০ 2 ১০৬ ৪৩০ ক 

সির ও পাকদেরুললে]. 
a শা ) ৫ J যিলনকেত্ত্ ৬৮ 


১২৩. তোমরা তয় কর সে দিনটির যখন কেউ কারো একবিন্দু উপকারে আসবে না, কারো নিকট হতে কোন 
বিনিময়' গ্রহণ করা হবে না, কোন সৃপারিশই কাউকে এক বিন্দু উপকার দান করবেনা, আর পাপীরা কোন দিক 
দিয়েও কিছুমাত্র সাহায্য পাবে না। 

১২৪. স্বরণ কর, যখনই ইবরাহীমকে তার খোদা বিশেষ কয়েকটি ব্যাপারে যাচাই করলেন এবং সবগুলি ব্যাপারে 
সে উত্তীর্ণ হলো, তখন তিনি বললেন, “আমি তোমাকে সকল মানুষের নেতা করতে চাই” । ইবরাহীম বলল, 
“আমার সন্তানদের প্রতিও কি এ ওয়াদা?” তিনি উত্তরে বললেন, “আমার এই প্রতিশ্রণতি যালেমদের সম্পর্কে 
নয়”৪১। 

১২৫. একথাও ম্বরণ কর, আমরা এই ঘরকে (“কাবা”"কে) জনগণের জন্যে কেন্দ্র, শাস্তি ও নিরাপত্তার স্থানন্ূপে 
নির্দিষ্ট করেছিলাম 


৪১. অর্থাৎ এ প্রতিশ্রুতি তোমাদের বংশের মধ্যকার মাত্র সেই সব ব্যক্তিদের অনুকূলে দেওয়া হয়েছে যারা সৎ। 
তাদের মধ্যে যারা অত্যাচারী তাদের জন্য এ প্রতিশ্রুতি নয়। এখানে যালেমের অর্থ মাত্র মানুষের উপর 
অত্যাচারকারী নয় | হক ও সদাকতের- shel bcs soled SM as 


আনে 


DDD TD TDD DT 


১১১৮০১১০০৯৯ 


4 

২ 

হৈ বিন সন এমি এ এ বিপ্রন গা বাহন কওক এ এ এ এএসপি ৯ ৬ ৮৯ RA NALS. NAN Aa ৩২৭ ৮ লজ ELAS ১৯৮৮৯ দা সত 

| Pas Et TT t= T= : ose 
০০০ 


র্‌ 
RUE 
রা 


এ Cr CUNY a খৰছ ERR এনে eS a বক ৯৮১ ৮৯০ ১২745 


dt ৩ 3 $4 ~~? এ $ 


Iran" ৬ প জট ৮০ ৮৬১০, ডান TAT AT ৮১১৯৮ ৮৯১৯৯) ১৬৮৯ 


এ 
১ 


ঠ 

ER আনমৱাতা্কিদ এবং নামাজের আরগা ইবরাহিমকে মাকামে সে “" | 
৮ পিক ৫ পরব wid ৩৫ ম 

E 02208) 01925 0 তেচ্ ০ এছ 
ও তওয়াফকারীদের জন্যে TE যেন বতা সি 
৬। পা পাতি / 
৩১ AL 06 2) 5 99১25) 69 2 ১9) | 
০০০ হি বলের মাত) বৰং সিজদাকারীদের ককুকারীদের ও ইতেকারকারীদের : 

জনো 

RL FAN রি AAG পপ $ ০2০ 
(02528 USI: G55 1৬৩ | ৩১০]: 
৭ (সব রকমের) তার অধিবাসীদের রেযেক দাও ও নিরাপদ নগরকে এই বানাও | 
0 
La রণ ৫ 2) 22 Ae) HM 
পু ৬ 2 6৬ ৮১ 2 BDL Es 021 
রর এজ: ও আল্লাহরউপর তাদের মধ্যে ঈমান |) 
৫ রে প ৫7] প্৩1৫ 54 ৫2 রে owt f 
১১১৮১ ৩55৮ ৮০১০০ ১ 2৯০ | 
LN 
22 তা 2 ধ 
oxen |! 
ly স্থান (তো) | 
J অতিনিকৃষ্ট | 
l 
“dl 
এবং লোকদের এ নির্দেশ দিয়েছিলাম যে ইবরাহীম যেখানে এবাদতের জন্যে দাড়ায়, সে 4! 
(| স্থানকে স্থায়ীভাবে নামাজের জায়গা রূপে খৃহণ কর। ইবরাহীম ও ইসমাঈলকে তাকিদ করে বলেছিলাম যে | 
y তাওয়াফ, ই'তেফাক ও রূকু-সেজদাকারীদের জন্যে আমার এই ঘরকে পবিত্র করে রাখ। yf 
Y ১২৬. এও স্বরণ কর যে ইবরাহীম দোয়া করেছিল, “হে আমার খোদা! এ শহরকে শাস্তি ও নিরাপত্তার নগর |; 
Y বানিয়ে দাও এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালকে মানে তাদেরকে সব ধরণের ফলের রেযেক | 
দান কর" । উত্তরে তার খোদা বললেন, “আর যে মানবে না, কয়েক দিনের এই জৈব-জীবনের সামগ্রী তাকেও "| 
আমি দেব” । কিন্তু শেষ পর্যন্ত তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করব এবং তা নিকৃষ্টতম স্থান । । 


০০৩০ 


2 


tec cee ৮০১ 2 ————_—_—_ পল সপ পাপা ন +. কট 


রা 


যখন *" 
2 
b ৩৮০ 
ইসমাঈল ও 
22 ৪] 
7৮ 


০9৯1 


(49928 


| 
সবকিছু জ্ঞাত শ্রবণকারী তুমিই 


০ পাঠ 4 
৬15 ৬? 


কিনে 

তি রা 3৫ টা 

ad ঠ 9১১2 A eA ACHE 

তাদের সে এবং 

শিখাবে 

০9৩৮ 711 22,41 

0০] ১) 

ৃ মহারিত্র পরাক্রমশালী 

১২৭. স্বরণ কর, ইবরাহীম ও ইসমাঈল যখন এ ঘরের প্রাচীর রচনা করতেছিল, তখন উভয়েই দোয়া করতেছিল, 

“হে আমাদের খোদা! আমাদের এ কাজ তুমি কবুল কর; তুমি নিশ্চয় সব কিছু শুনতে পাও এবং সবকিছু জান। 

১২৮. হে খোদা! আমাদের দুজনকেই তোমার অনুগত বানিয়ে দাও। আমাদের বংশ হতে এমন একটা জ্ঞাতি 

উ্থিত কর যারা তোমার অনুগত হবে। আমাদেরকে তুমি তোমার এবাদতের পন্থা বলে দাও এবং আমাদের 
দোষক্রটি ক্ষমা কর। তুমি নিশ্চয় ক্ষমাশীল ও অনুখহকারী। 


১২৯. হে খোদা। তাদের প্রতি তাদের জাতির মধ্য হতে এমন একজন রসূল পাঠাও যিনি তাদেরকে তোমার 
আয়াতসমূহ পড়ে শুনাবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের বাস্তব জীবনকে পরিশুন্ধ ও 


টে - b 


| 


১৯৮১ 


নিশ্চয় 
| (হবে) 
922 5৪০৮৩ 52) ELA OF wd RS 


দেন এবং বিশ্বজাহানের রবের কাছে আমি অনুগত সে বলেছিল তুমি অনুগত তার রৰ 


হলাম হও 
1১1৫১ প৬06 Lr টি রি ডু 
8521 201 9) 695 ১৩১৪ 2 EY পি, ও 


পছন্দকব্রেছেন আল্লাহ নিশ্চয় ইয়াকুব এবং ভারসত্তান .ইবরাহীম এ সন্বন্ধে 


$১৬ . 
এবং ইবরাহীমের জীবন-পস্থাকে ঘৃণা করবে কে? বস্তুতঃ যে নিজকে মূর্খতা ও নির্বুদ্ধিতায় নিমজ্জিত 
করেছে, সে ছাড়া আর কে এরূপ ধৃষ্টতা করতে পারে? ইবরাহীম আর কেউ নয়, তাকেই আমি পৃথিবীতে কাজ 
সম্পন্ন করার জন্যে বাছাই করে নিয়েছিলাম এবং পরকালে সে সৎ লোকদের মধ্যেই গণ্য হবে। 
১৩১. তার অবস্থা এ ছিল যে তার খোদা যখন তাকে বললেন, “অবনত ও অনুগত হও”৪২ তখনি সে বলল, 
“আমি বিশ্বপালকের অনুগত হলাম” । এ 
১৩২. এ পথেই,চলার জন্যে সে তার সন্তানদেরকেও নির্দেশ দিয়েছিল। ইয়াকৃবও তার সন্তানদেরকে এ উপদেশ 
দিয়ে গেছে। সে বলেছিল, “হে জামার সন্তানেরা! আল্লাহ তোমাদের জন্যে এই দ্বীন (জীবন-ব্যবস্থা)-ই মনোনীত 
করেছেন। কাজেই মৃত্যু পর্যন্ত তোমর! ‘মুসলিম’ (অনুগত) হয়েই থাকবে” । 


সর এ ১২৯২৩২০৩৩১৩ 
০০552০০2522 


৪২. ‘মুসলিম’ অর্থ ঃ যে খোদার সামনে আনুগত্যের শির অবনত করে; মাত্র খোদাকেই নিজের মালিক, প্রভু, 
শাসক, বিধান ও নির্দেশদাতা ও উপাস্য বলে গণ্য ও মান্য করে; যে নিজেকে সম্পূর্ণরূপে খোদার কাছে 
সমর্পণ করে ও খোদার কাছ থেকে আগত হেদায়াত ও নির্দেশ অনুসারে জীবন-যাপন করে । এই বিশ্বাস, : 

প্রত্যয় ও এই কর্ম-ধারার নাম “ইসলাম'। আর এটাই হচ্ছে সমস্ত নবীদের দ্বীন-ধর্ম বা জীবন-ধারা- যা 

সৃষ্টির শুরু থেকে পৃথিবীর বিভিন্ন দেশ ও জাতির মধ্যে এসেছে। | 


CANAAN NSS 


L 


a ৯৯১ 


৮০ ১1 গাও 2 ! 

উপস্থিত যখন উপস্থিত তোমরা ছিলে অথবা | 

(কি) |/ 

& 

রাড ৮2 2৬৩ ্ 

৮৬৩৫৪ ৩5৬৩ ড এ | 

তোমার গল আমার পরে তোমরা ইবাদত কার তারপপুত্র | 

॥ . দেবকে হু 

%1417 তে 2 / EE EME ৫ ০1৮18 

EE ৬) 6৮৮ (0৯০ পি) এ ৪5 1 
পু ং 

[| পং ভি ই ৩ বিলাল ৭ হর কু ৰ এ ৃ 

( 


| Pd ১ পপ 24, (29,522 as 224% 
0৩ ৮ ০৩১০ ৬৬ রা ৬ 9৫ OF wo A) (০০০5 
যা তার জনো অতীত হয়েছে নিশ্চয় উম্মত সেই 9:11 ছারই আমরা এবং 


৫ তা পা টিপা ১০ AL 2222/4 2 ৯৮৮৫ 
০+৩০ ৯) এ তা ডি ৪ ৩০ 
এবং 


তোমরা উপার্জন ৮১০৩১ 


৯ ০ 


যা 
পা ওপরে > এ 01 
5 ue 55% ৯% 136 2 90212 Be 
খৃষ্টান ভোমরা হও তার! বলে এবং তারা কাল করতেছিল 
2 


১৩৩, ইয়াকুব যখন এ পৃথিবী হতে বিদায় নিচ্ছিল তখন কি তোমরা সেখানে উপস্থিত ছিলে? মৃত্যুর সময় সে 

তার পুন্রদের নিকট জিজ্ঞেস করেছিল, “হে পূত্ররা! আমার (মৃত্যুর) পর তোমর! কার এবাদত করবে? তারা 
সকলে সমস্বরে উত্তর দিয়েছিল, “আমরা সেই এক খোদারই এবাদত করব, যাকে আপনি ও আপনার পূর্বপুরুষ 
ইবরাহীম, ইসমাঈল ও ইসহাক খোদারূপে মেনে নিয়েছিলেন এবং তারই অনুগত হয়ে থাকব” । 

১৩৪. তারা ছিল একটি দল, যা অতীত হয়ে গেছে। তারা যা কিছু অর্জন করেছে তা তাদেরই জন্যে; আর 
তোমরা যা কিছু আর্জন করবে, তার ফল তোমরাই ভোগ করবে । তারা কি করতেছিল তা তোমাদের নিকট 
জিজ্ঞেস করা হবে না। 

১৩৫. ইয়াহুদীরা বলে ইয়াছুদী হও, তবেই সঠিক পথ লাভ করতে পারবে। খৃষ্টান বলে, খৃষ্টান হও তবেই সত্যের 
সন্ধান পাবে। | 


০০০১০০০০৩৩৩ 


টি 


80618585185, ৬৩ পারা,১ 


হুল তালি লি 


-ীীাালাাশলীশীাশালাঁলঙাী টি পিসি ECE 
ূ ৩২৩০৩৩২৩৩৫৩ সবক এ এত INP) ০৮ ৮৮৬৮৯ ৯৮১৯৩ ৯ ৯১১৯১৯১৮৯৮১ ৮৯ ক৮ সা৯ লা ৪৮৮৬৯ ১৯৬ ২৮০ 
ন 


ত 


০২5 


চি চিন ২৫২১ 


পি এ 


১৫০০ 


DDD 


EARLS 


২০১০ ০৮ ৩৬ 2৮৬১০ [০১1 “ls ৩205 


অন্তর্ভুক্ত সেছিল না এবং একনিষ্টভাবে ইবরাহীমের ৮৬০ নো তা নয) বল 
~ রণ রে উজ rr রত ৯ Lr | 292 
৩) 051 ৩5 DTU Boas 
যা এবং 2: ১৬ যা এবং টির আয (হে মুসলমান) মুশরিকদের 
পরম তিতা... 52 / ZA fe AAD রা A) ৬ 
7৯ 2 5. Ua} 5 নি 3) ০ 
ইয়াকুবের ও  উইসহাকের ও ইসমাঈলের ও প্রতি নাবিল করা 
হয়েছে 
/৯৯ ১৭ রি ৮ | ১.৮ | 22 e222 / চি ১, ১৫7) 4 
১১1 5 ৩৬৯৪5 ৬৩৪৭9 2 5৮০১১ 
দেওয়া যা এবং ঈসাকে ও মুসাকে দেওয়া হয়েছে যা এবং (তাদের) বংশধরত্র ও 
হয়েছে (উপর) 
পা ১০2 ৬ পর পর্ণ পাকি ৬ পুত ৫ ১.৬ > ০ কু 
১5৮8 ৬ ৩৯৩১০ ৮ ০৮৪2১ ০৫ Um 
পার তার 
এবং ভাদের বধ কারো মাঝে বা না তাদের রবের পক্ষহতে নবীদেরকে 
: নি TE LS CE HE a Hl er A 
তার তোমরা ঈনান যেমন অনুরূপ তারা ঈমান অতএব অনুগ্ত(মুসলিম) তারই আমরা 
উপর 'এনেছ আনে যদি হয়েছি 
১০৪ চপ ন রে > ৮৫ চারে? রে 
ৎ 2593 (১ ৩০ 1৮% 0৩৮ 2 ১৩৩০1 ৬৪১ 
বিরোধে মধ্যে তারা তবে তারা মুখ যদি আর তারা সঠিক পথ তবে 
(লিও) প্রকৃতপক্ষে ফিরায় পাবে নিশ্চয় 


তাদের সকলকেই বলে দাও যে, এর কোন কথাই ঠিক নয়, বরং সবকিছু পরিত্যাগ করে 

ইবরাহীমের পন্থা অবলম্বন কর। আর (এ কথা সর্বজনবিদিত যে) ইবরাহীম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। 

১৩৬. হে মুসলমানেরা ! তোমরা বল যে আমরা ঈমান এনেছি আল্লাহ্‌র প্রতি ও আমাদের জন্যে সে জীবন-ব্যবস্থা 
নাযিল হয়েছে তার প্রতি এবং যা ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব ও ইয়াকুবের বংশধরদের প্রতি নাযিল 
হয়েছে ভার প্রতি; যা মূসা, ঈসা ও অন্যান্য সকল নবীকে তাদের খোদার তরফ হতে দেয়া হয়েছে, তার প্রতি। 
আমরা তাদের মধ্যে কোন পার্থক্য করিনা । আমরা একমাত্র আল্লাহরই অনুগত । 

১৩৭. তারাও যদি ঠিক সেরূপ ঈমান আনে, যেরূপ ঈমান তোমরা এনেছ, তবে তারা হেদায়াত প্রাপ্ত হবে। আর 
তা হতে যদি তারা অন্যদিকে মুখ ফিরায় তবে তারা যে কঠিন গৌড়ামিতে লিপ্ত হয়েছে তাতে সন্দেহ নেই। 


উজ রতি এত এত শি হত পত্র 


4 


a aaa, 


পপ 


পা 
=” 


ia tT aa av aA DAT aa aT a OATES 


Dt রহ 


ENE IE COE 


স্পা 


৫০৬ 


কর 


চপ 


ee — শি শসা শী সপ পাপী স্প্পী্প্্স্পপপ পা সা পলাশী তপতি 


সুরা আল-বাকারা.২ ৬৪ পারা.১ 
তে CAN ACN A a CAT AN AD TA aT nT পু ১৯১ 
এজন 


27৬ ৮9০9৫ > পূ 


| 2০ 221 সি 5 2548) 2৮৩ 


৬ এ এ aT aa 


(গহণকর) রং. সবকিছু তিনি ং আল্লাহই তাই তাদের যুকাবিলায় |) 
(অর্থাৎ হীন) জানেন শ্রবণকাণী 2 
62161, BLE ৬ Pd হার্ট 
AUC 5 3 2৩৮5 ০১ ৩2 (১০ (১০১ el 
তারই আমরা এবং রঙে আল্লাহর উত্তম কে এবং আল্লাহর 
1 
1৮ (22৫ পতি পা ঃ ১22 ০, রত 
1 ১৩৫০ ১১ ১ এটা OG কর্তা SISSON 
hl ও আমাদের তিনি অথচ আল্লাহর ব্যাপারে আমাদের সাথে কি বল ইবাদতকারী 


৫ 05 তত 25 প্রড্ ঘি 2 


স্ব 
32325 টি 


তারই আমরা এবং তোগাদের কাজ  তোনাদের ও আমাদের কাজ আহার এবং তোমাদের 
vb ly $ 
৮] :/5 1 2 2 7 12 6 বু ১০৪ t 
| 0৮০৮ 3 Axl Cl তা ৫১৪৯৫ 
ঈল ও ইবরাহীম নিশ্চয় তোমরাবল অথবা একনি ভাবে |) 
i . (কি) (দানত কারী) 
১৫ এ ভি 2৮-৩৮-1572 


2.1252126 BCLS 2 OHA (০০১3 
ছিল 


(তাদের) বংশধর এবং ইয়াকুব ও ইসহাক ও 


শু ১৯ ১৯৯৮ সপ aT 


১(572 ২ 


খৃষ্টান 


অতএব তাদের মোকাবেলায় তোমাদের সাহায্যের জন্যে আল্লাহতা'আলাই যথেষ্ট, একথা জেনে নিশ্চিত থাক। 
নিশ্চয় তিনি সবকিছু শোনেন এবং জানেন। 

১৩৮. বল, খোদার রড ধারণ কর, তার রঙ হতে আর কার রঙ উৎকৃষ্ট হতে পারে? এবং বল আমরা তারই' দাসত্ব 
করে থাকি। 


১৩৯. হে নবী! তাদের বল- তোমরা খোদার সম্পর্কে আমাদের সাথে ঝগড়া করছ? অথচ তিনিই আমাদেরও 
খোদা, আর তোমাদেরও খোদা । আমাদের কাজ আমাদের জন্যে, তোমাদের কাজ তোমাদের জন্যে । আমরা 
একাস্তিক নিষ্ঠার সাথে আল্লাহর দাসত্ব করে থাকি। 

১৪০. অথবা তোমরা কি বলতে চাও যে ইবরাহীম, ইসহাক, ইসমাঈল, ইয়াকুব ও ইয়াকুবের বংশধর সকলেই 


(৫৩৫০৩৩৩৩০৩৫ 


Nn 


ঢু 


রি এপ থা Tama ৮৮৯৮ ৬৯৯ ৯৯ ৮৯১৯ PAN OA শিস ৯৯ ৯৮০৮৯৮৯১7১৯ ৯৮৯২৮৬৯)প 7০০০ 
#0 Toe ০ ৩ রত পর্ণ BI -£ > £ 
1 ৩০ ee) ৩০ ৩ ১2) Al ৬ আনি 


তারচেয়ে অধিক কে এবং আল্লাহ অথবা বেশীজান ভোমরা কি 
যে যালেন (বেশী জানেন?) 


৬৮ ০3 1 ৩5 she Re ICA HK 


টার আল্লাহ না এবং আল্লাহর পক্ষহতে ' (যা আছে) একটি সাক্ষা গোপন 


| ও 
১১১১১০১০০০০ 


A TAN AVA Le DPD TD DDT ১০ 


সুরা আল-বাকারা.২ ৬৫ পারা,১ পারা.২ 


১ 9, (বা প্রমাণ) করে 
AA PALA 
5) ELS রে 7 ৫৩ ঠা ১৩৩৪৪ 
| এবং সে উপার্জন যা ০৯০ অতীত হয়েছে নিশ্চয় উন্মত তোমরা কাজ A 
করছ 
IN ৮০৮ পণ ১৫১2 A Lod A 3 
1] 9052126 চি স/ 9 2৫৬ ও ৫ 
তারা কাজ করতোছল সে সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত না এবং তোনরা উপার্জন যা তোমাদের ) না 
যা হবে করেছ ) 
Kk 
V b 
1 হতে তাদের মুখফিরাল কিসে ' লোকদের” 
1 b 
||] + 2 24৮3 4 by 
| ১০১. রা 


5৩৮৮৫ 


বল, তোমরা বেশী জানো, না আল্লাহ হেশী জানেন? যার নিকট খোদার তরফ হতে কোন সাক্ষ্য বর্তমান রয়েছে, 
সে যদি তা গোপন করে তবে তার অপেক্ষা বড় যালেম আর কে হতে পারে? জেনে রাখ, তোমাদের কাজ কর্ম |$ 
সম্পর্কে আল্লাহ মোটেই গাফেল নন। It 
১৪১. এরা কিছু সংখ্যক লোক ছিল, তারা আজ অতীত হয়ে গিয়েছে। তাদের অর্জন তাদেরই জন্যে ছিল এবং 
তোমাদের অর্জন তোমাদের জন্যে। তাদের কাজ-কর্ম সম্পর্কে তোমাদের নিকট কিছুই জিজ্ঞাসা করা হবে না। 
ক্ষকুঃ১৭ 

১৪২. নির্বোধ লোকেরা অবশ্যই বলবে, এদের কি হয়েছে, প্রথমে যে কেবলার দিকে মুখ করে এরা নামায পড়ত, 
তা হতে সহসা কেন ফিরে গেল6৩। হে নবী! এদের বলে দাও-*পূর্ব ও পশ্চিম সবই আল্লাহর, তিনি যাকে ইচ্ছে 
করেন সহজ-সঠিক পথ দেখান” । 


৪৩. নবী করিম (সঃ) হিজরতের পর পবিত্র মদীনা নগরীতে যোল বা সতের মাস পর্যন্ত বায়তুল মুকাদ্দাসের ্ 
৪১১১১১১০০৮৯ KM 
2 দু 


শব্দার্থে কুর-১/৯ _ 


পার 
G5 


উপর 


252 2) 


টিতে 


4 1 12 
(৫26 4 ye a 0 5) 


মধামপন্থী রি হা আমরা তা এবং 


(65 রর 
সাক্ষী 


৭ 5 ৯৩৪৪৯ তর ১৮৪ 55 


না এবং তোমাদের উপর হয় ও (দুনিয়ার) 


৫ Ad কী EE) রর ১4৫ [6 লিও 05 


আমরা খেন এছাড়া যার ভি তুমি ছিলে সেটাকে কেৰলা আমরা বানিয়ে 


2 Ed রে 11৮ BADE EAA Et টা 
* ? ৮৬৬ রে ূ চে ক ৬৯ 
৩১ 5 ৮৪৪৪ Ge ALL 5:৯৭] 79৩ 
যলিও এবং তার দুই গোড়ালির উপর ফিরে যায় কে তাদের রসূলকে অনুসরণ 

(অর্থাৎ উল্টোদিকে ) মধ্য হতে (আর) করে 


১21) (9৩৩ পু] (42 


আল্লাহ পথ দেখিয়েছেন যাদেরকে 


১৪৩. আর এভাবেই আমরা তোমাদেরকে একটি মধ্যম পক্থানুসারী উল্মাৎ বানিয়েছিঃ৪, যেন তোমরা দুনিয়ার 
লোকদের জন্যে সাক্ষী হও, আর রসূল যেন সাক্ষী হয় তোমাদের উপর৪৫; পূর্বে তোমরা যেদিকে মুখ করে 
দাড়াতে, তাকে আমরা শুধু এ জন্যে কেবলারপে নির্দিষ্ট করেছিলাম যে, কে রসূলের অনুসরণ করে আর কে 
বিপরীত দিকে ফিরে যায়, তাই আমরা দেখতে ও জানতে চেয়েছিলাম । এ ব্যাপারটি তো বড় কঠিন ছিল, কিন্তু 
আল্লাহ্‌ যাদেরকে হেদায়াত দানে সুপথণামী .করেছেন তাদের পক্ষে এ কিছুমাত্র কঠিন প্রমাণিত হয়নি । 


88. “উদ্দ্রতে অসাৎ" -মধ্যম-পহ্থী বা মধ্যম মর্যাদা-সম্পনন জাতি বা দলের অর্থ £ এমন একটা সুউচ্চ আদরশ- 
ধারী মর্যাদা সম্পন্ন দল যারা ন্যায়পরতা, সুবিচার ও আতিশয্য-মুক্ত মধ্যম পদ্থার অনুসারী হবে; দুনিয়ায় 
বিভিন্ন জাতি-সমূহের মধ্যমণি বা নেতৃত্বের মর্যাদায় অধিষ্ঠিত থাকবে, সকলের সংগে যাদের সম্বন্ধ হবে 
ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত, কারুরই সংগে অন্যায় ও অনুচিত ব্যবহার তারা করবে না। 

8৫. এর অর্থ পরকালে আমি যখন গোটা মানব জাতির একত্রে হিসাব গ্রহণ করবো, সে সময়ে আমার 

দায়িত্বশীল প্রতিনিধি হিসাবে রসূল তোমাদের পক্ষে সাক্ষ্য দান করবেন যে, আমি তাকে যে নির্ভুল চিন্তা, 

সৎকাজ ও ন্যায়-ভিত্বিক ব্যাবস্থাপনার শিক্ষা দান করেছিলাম তা তিনি কিছুমাত্র কম-বেশী না করে পূর্ণ ও 

সমগ্রভাবে তোমাদের কাছে পৌছে দিয়েছেন, ও বাস্তবে সেই অনুসারে কাজ করে তোমাদেরকে 

দেখিয়েছেন। এরপর রসূলের স্থলাভিষিক্ত রূপে তোমাদেরকে সাধারণ মানুষের পক্ষে সাক্ষী স্বরূপ আমার 
সামনে খাড়া হতে হবে ও তোমাদের এই সাক্ষ্য দিতে হবে যে রসূল তোমাদের কাছে যা কিছু পৌছে 

দিয়েছেন ও কাজ করে যা কিছু দেখিয়ে গিয়েছেন মানুষের কাছে তা তোমাদের সাধ্যমত পৌছে দিতে ও 

কাজ করে দেখিয়ে দিতে কোনরূপ অবজ্ঞা-অবহেলা তোমরা করনি। 

হু আত 


০ ০2১ Zl 5) ন { 2 ৬৫ 


বড়ই দয়ালু লোকদের উপর আল্লাহ্‌ নিশ্চয় তোমাদের ঈমান , দষ্ট করবেন আল্লাহ নন 
বি 


রর 


eA ৩0 %6 এ 


তোষর। এুখ 


55517 (৬ দিন 


তোমাদের সু রঃ Bass তখন তোমরা থাক যেখানেই এবং 


৮৫ ১০৪৫ 3A ৮৮৫ 
2 নি ৮ OAS 


0 LB 


সে সন্বব্ধে গাফেল আল্লাহ এবং তাদের রবের 
যা 


৩ 


{ 
EE 
র্‌ 


বস্তুতঃ আল্লাহ তোমাদের এ ঈমানকে কখনো নষ্ট করে দিবেন না; নিশ্চিত জেনো যে তিনি লোকদের পক্ষে অত্যন্ত 


দয়ালু ও মেহেরবান। 
১৪৪. তোমার বারবার আকাশের দিকে ফিরে তাকানোকে আমরা দেখতে পাচ্ছি ; এখন তোমার মুখ আমরা সেই 


কেবলার দিকেই ফিরিয়ে দিচ্ছি, যা তুমি পছন্দ কর। এখন মসজিদে হারামের দিকে মুখ ফিরাও, অতঃপর তুমি 
যেখানেই থাকনা কেন, তার দিকেই মুখ করে নামাজ পড়তে থাকবে৪১। আর এসব লোক, যাদেরকে কিতাব দান 
করা হয়েছে , তারা ভাল করেই জানে যে, (কেবলা পরিবর্তনের) এ নির্দেশ তাদের খোদার নিকট হতে এসেছে 
এবং তা সত্য । এ সত্বেও যা কিছু তারা করছে, আল্লাহ সে সম্পর্কে কিছুমাত্র গাফেল নন। 


৪৬. কেবলা পরিবর্তন সম্পর্কে এই ছিল মূল নির্দেশ । দ্বিতীয় হিজরীর রজব অথবা শাবান মাসে এ হুকুম |, 
অবতীর্ণ হয়েছিল । নবী করিম (সঃ) এক সাহাবীর বাটীতে নিমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। সেখানে যোহরের 
ওয়াক্তে হুযুর ইমাম রূপে নামায পড়াচ্ছেন। দু'রাকাআত পড়ানো শেষ হয়েছে, অকস্মাৎ তৃতীয় রাকাআতে 
অহীর মাধ্যমে এই আয়াত নাযিল হয়। আর তখনই তিনি ও তার অনুবতী জমা'আতের সকল লোক 
বায়তুল মোকাদ্দসের দিক থেকে কাবার দিকে মুখ ফেরান । অতঃপর মদিনা ও তার চতুর্দিকে এই কেবলা 
পরিরবর্তনের ব্যাপক ঘোষণা প্রচার করা হয় । আয়াত শরীফে যে বলা হয়েছে-“আমি বার বার তোমাকে 
আকাশেন্র দিকে মুখ উত্তোলন করতে দেখতে পাচ্ছি” এবং “আমি সেই কেবলার দিকে তোমার মুখ ফিরিয়ে 
সি 05385 যে, কেবলা পরিবর্তনের আদেশ আসার পূর্বে 


ES 


০৩২০৩ 


০৩০৩৩ 


(5 


ere ts te 


তু হু 


সূরা আল-বাকারা.২ ৬৮ পারা.২ * 


EEE ESSE সু সু নু 7 
ঠা 22 পা রা সে 4. > বিটি পাও ক Call & 
A ৩ 21 0% এড ৯) GN LS ৬৮ এ 
[| জক অনুসরণ (তবুও) নির্ঘশন সব কিতাব দেওয়। হয়েছে (তাদেরকে) তুমি অবশ্য এবং 
A করবে ন! যাদের এনেদাও যদি 
| 2222 ৫ 27 2 রা 
ন্‌ (৬৮০০৬ ঞ 5 ০০ 203. ২ ও Ses 
তাদের কেউ নয় এবং তাদের কেবলার তুমি নও এবং তোমার 
০১ ৬ 924 পপ ন রর লিভ রে 
র্‌ ৬ 71৮2 ০৩০1 ৬) 22 02> AS 2৩ 
ভাদের খেয়াল খুশীর  তুখি অনুসরণ অবশ] এবং কারোর কেবলার অনুসারী 
কর যদি A 
ও / Z 1৫ ১১৩ রি ১৮ A 
1 6০8) ০৮9) Avs 92 IE LC ৬ 
্ জালেনদের অবশ্য তাহলে নিশ্চয্ন (সঠিক) জ্ঞান তোমার কাছে যা এর পরেও 
$ খণা হবে তুমি এসেছে 
চার্ট ৮62৫ 1৫৫ 25252 /!, 221271 a ৮৫৫4 
AE ০১১ ৩ ৮১৯১০ ঠা 2 UL 
তাদের সন্তান তারা চিনে যেমন তা তারা চিনে কেতাৰ , 5 যারা 
দেরকে 
ৰ ৩. স৪র্ণ ১৫ ১০9 পর পর্ণ ও কার তির. FED ৫7 
A © OHS ০5 J OWS ৪ ডি 9১১ 
জানেও তারা যখন সত্যকে গোপন অবশাই ভাদেরমধ্াহতে একদল নিশ্চয় এবং 


করে 


১৪৫. এসব আহলে কিতাবের নিকট তোমরা যে কোন নিদর্শনই নিয়ে এসনা কেন, তোমাদের কেবলার অনুসরণ 
করতে শুরুকরা এদের পক্ষে সম্ভব নয়। আর তোমাদের পক্ষেও তাদের কেবলা মেনে নেয়া সম্ভব হতে পারেনা। 
এদের কোন একটি দলই অপর দলের কেবলার অনুসরণ করতে প্রস্তুত নয়। তোমাদের নিকট যে জ্ঞান পৌছেছে 
তার পরও যদি তোমরা তাদের মনের ইচ্ছা ও লালসা-বাসনার অনুসরণ কর, তবে নিশ্চিতরূপে তোমরা 
যালেমদের মধ্যে গণ্যহবে ৷ . 

১৪৬. যাদেরকে আমরা কিতাব দিয়েছি, তারা সেই (কেবলারূপে নির্দিষ্ট) স্থানকে ঠিক তেমনিভাবে চিনতে পারে, 
যেমন চিনতেপারে তারা নিজেদের সন্তানদেরকেঃ ৭ কিন্তু তাদের মধ্যে একটি দল জেনে-বুঝে প্রকৃত সত্যকে 
গোপন করছে। 


৩৫৩ 


০৩০০১০০০০৭০ 


[REE 


Pe 


৪৭. এটা আরবে প্রচলিত একটি বাগধারা । যে জিনিসকে লোকে নিশ্চিত রূপে জানে এবং সে সম্পর্কে যদি কোন 
সন্দেহ-সংশয় না থাকে তবে বলা হয় যে, সে বস্তুকে সে সেই রূপে চেনে যেমন সে নিজের সন্তানকে চেনে। 
ইহুদী ও খৃষ্টান আলেমরা একথা ভালভাবেই জানতো যে হয়রত ইব্রাহীমই (আঃ) কাবা নির্মাণ করেছিলেন ; 
কিন্তু বায়তুল মোকাদ্দস তার ১৩শ’ বৎসর পর হযরত সোলাইমান (আঃ) কর্তৃক নির্মিত হয়েছিল- একথা 
সকলেই জানতো, কারুর কাছে গোপন ছিলনা। 
৩৩ 


বে 
সেও 


১৫১০৩ ৮ ৫ ৫ চর AL As ২2৮ ৩৫ 
২৩৮৮০) ৩১০ (5১৩ ৯১ ৬৪? (০5 CY! 


সন্দেহ পোষণকারীদের | র্‌ 
রবের 


সে 


চিত Ta aa ৮১১৯৬ 


ons = = 
১৯ পু ৯৯ ১৯ ৯১১৯১৯০১৯৯১ ১০৯২ 
১১০ 


অভ লা 
৮০১২১৩০০555 লা 


৮ 127 2112 পর উতলা হি. 22 রণ 

৮ | | ৯৯০০ (3:52 রে ০৪৯১ PY 5 

কল্যাণের তোর টি মুখ ফিরায় সে একটি দিক প্রতোকের এবং 
প্রতিযোগিতা কর তাম়৷ দিকে (আঞে) আশে] 


শে 


hd Hu ৫ £% ১৮ sw পি 22 রি ১৮ পা ৩৮ 
GGA blz এ) A Sb BH ৩০ 
উপর আল্লাহ নিশ্চয় সকলকেই আল্লাহ তোমাদেরকে আনবেন তোমরা থাক যেখানেই 


SDSS 


Re রর এবং 


EELS 


3 
> Ee / 225) ED 2 
yf 5 ৮০২) ৩ ৩৯ 4) ১ blll ১৯০০০) ০5 
A নন এবং তোমার পক্ষ তা নিশ্চয় এবং হারামের মসজিদে দিকে 
) | রবের হতে 
LAE Ad 22/ ০ 


an 


se te 


৩৯) ৬৯৯ ০2 594৪৩ (৩০ ০১৬৩ al 
ং আল্লাহ 


তুমি বের হও" যেখান হতেই ০১০ তলত তাহ 
J লি, Yel 2৭ ও জা 


দিকে 


১৪৭. এটা নিশ্চিতরূপে একটা সত্য বিষয়- তোমার খোদার তরফ হতে নাযিল হয়েছে। অতএব এ সম্পর্কে 
১৫০7০9555১55558578 

১৪৮, প্রত্যেকের জন্যে একটা দিক রয়েছে; যে দিকে সে মুখ করে দীড়ায়। কাজেই তোমরা কল্যাণের জন্য 
প্রতিযোগিতার সাথে অগ্রসর হও। যেখানেই তোমরা থাকবে আল্লাহ তোমাদেরকে নিশ্চয় পাবেন, তার শক্তির ' 
বাইরে কোন জিনিসই নেই। 

১৪৯. তুমি যে স্থান হতে চলন! কেন, সে স্থান হতেই নিজের মুখ (নামাজের সময়) মসজিদে হারামের দিকে. 
ফিরাও। কেননা ইহাই তোমার খোদার সম্পূর্ণ সত্যভিত্তিক ফয়সালা এবং আল্লাহ তোমাদের কাজকর্মে মোটেই 
বে-খবর শন। 


aa a TAY এও 


৭০ পারা.২ 


এ এ এ এ্ ACAD ৯৮৬৮, ৮৮১৯ ল ৮১০৯৮৯১০৯০১ ৮১০৯ পপ স৮ ৮৯ সই 
EA I 2332 ৮৮ *9৯-৯/ (৮ দুল % 
৫৮০ (৯৮০১ 18৯ ৪১ ১ 
তার দিকে তোমাদের মৃখ ভোমক্সাতঘন তোষএা থাক খেখালেই এবং 
ফিরাঝে 
নি 2. ৯52 ডি ১৫ 
PEE তাদের মধ্যেথেকে জুলুম করেছে যায়া তৰ, জি তোয়াদের লোকদের জনো 
fl (ভাদের কথা ভিন্ন) 


হে জর পন 2A 


=! পি (৩০ 2০৯) 556১৪ oh ৯০০৪ 


আহার নেয়ামত ০৮০১৯ তয়কর 


4১৫: চার্ট ভি ৰ 1656 ৃ 


EE 


সে পাঠকরে তোমাদের একজন রসূল তোমাদের আমরা প্রেরণ সঠিক পথে চলবে 


রি 


৩৩৫৩ 
এ 
EEN 
8 
£3৩ 


frye 


5 ০ ৫ 2 £ এ 9৫ | 
| ও কিতাব তোমাদেরকে শিক্ষা এবং তোমাদেরকে ও আমাদের আয়াত তোমাদের | 
A দেয় পরিশ্দ্ধকরে সমূহ কাছে || 
| SOLES ৮৫ 2 এ ESE 
ব না যা আর হিকনত pt 


CnC SE 


যেখানেই তোমরা থাকবে সেদিকেই ফিরে নামাজ পড়। যেন তোমাদের বিরুদ্ধে লোকেরা কোন প্রমাণ 
পেতে না পারে৪৮। তবে যারা যালেম, তাদের মুখ যে কখনো বন্ধ হবেনা তা নিঃসন্দেহ । কিন্তু তাদের তোমরা 
ভয় করোনা, বরং আমাকেই ভয় কর । এবং৪৯ এজন্যে যে, আমি তোমাদের প্রতি আমার নিয়ামতকে পূর্ণ করে 
দিব এবং আশা এই যে, আমার এ নির্দেশ পালন করে তোমরা ঠিক তেমনিভাবে কল্যাণ লাভ করবে। 
১৫১. যেমন (এদিক দিয়ে তোমরা কল্যাণ লাভ করেছ যে) আমি তোমাদের প্রতি স্বয়ং তোমাদেরই মধ্যে হতে 
একজন রসূল পাঠিয়েছি, যে তোমাদেরকে আমার আয়াত পড়ে শুনায়; তোমাদের জীবন পরিশুদ্ধ ও উৎকর্ষিত 
করে, তোমাদেরকে কিতাব ও হেকমতের শিক্ষাদেয় এবং যে সব কথা তোমাদের অজ্ঞাত, তা তোমাদেরকে 
জানিয়ে দেয়। | 


৫৩০৩০৩০০৩৩৩ 


৫৫ 


সং 


pee Pe 


৪৮. অর্থাৎ কারুর পক্ষে যেন একথা বলার সুযোগ না ঘটে যেঃ এরা তো আচ্ছা মমিন যারা খোদার সুষ্পষ্ট 
আদেশ অমান্য করছে! 

৪৯. এ বাক্যাংশের সম্পর্ক হচ্ছে এই কথার সংগেঃ “ওরই দিকে ফিরে নামায পড়ো, যেন তোমার বিরুদ্ধে 
লোকদের কাছে কোন সনদ ও যুক্তি-প্রযাণ না থাকে" । 


৩০৩৩ 


৩25: 


তে 


Ed 
hd 


সা NE BARE BE MS Rf লা হ্‌ লে পৃ 


সে 


দু 


19 


DDD 


আমার 5 এবং তোমা আমি স্মরণ আমাকে দি NN 
ah দেরকে করব zh 

রে টু ১৫ 225 2) PAE TRE 
নিশ্চয় “ নামাজ ও রিকি তোররা সাহা ঈমান এনেছ Ee ওহে ) 


(ঘায়া) | ০৩ 


স্তর এটি পার্ট ৪০ হের 
LS 1552) ৯ ১ ৩ ০১৮০) 2০ dl 


৮88 না এবং সবব্রকারীদের সাথে আল্লাহ 


ও £ 5648 5 উ সুতো ৬ এপ | 


চি 

বি 

নন iS 

EN 

প্র ২০ 
০০১০০০১১০০২ 


৯১৩ তোমরা অনুভব কর না তারা জীবিত বরং তারামৃত আল্লাহর, 
পর অপর্ণ পর্ণ ৬ 242 Aw 720 
০01৮ 03 তি 5 চস 2 2 ০2 ৮: 
জিনিষ 
এ রে ১2 

SCD ১৯ 5 ৮৬) 5 চি 5 
সুনংবাদ এবং ফল ফললাদির ও জীবনের ও 


্‌ 
১৫২. কাজেই তোমরা আমাকে স্মরণে রাখ, আমিও তোমাদেরকে স্বরণে রাখব এবং আমার শোকর আদায় কর, 
| (আমার প্রতি কৃতজ্ঞতা পালন কর) আমার নিয়ামতের কুফরী করোনা (আমার দানের প্রতি অকৃতজ্ঞ হয়োনা)। 


রুকুঃ১৯ 

১৫৩. হে 'ঈমানদাররা! ধৈর্য ও নামাজ দ্বারা সাহায্য প্রার্থনা কর, আল্লাহ ধৈর্যশীল লোকদের সংগে রয়েছেন। - 
১৫৪. আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলোনা, এসব লোক প্রকৃতপক্ষে জীবস্ত; কিন্তু তাদের 
জীবন সম্পর্কে তোমাদের কোন চেতনা হয় না। 
১৫৫. আমরা নিশ্চয় ভয়, বিপদ, অনশন, জানমালের ক্ষতি এবং আমদানী তরাসের দ্বারা তোমাদেরকে পরীক্ষা 
করব। এসব অবস্থায় যার! ধৈর্য অবলম্বন করে , তাদের সুসংবাদ দাও। 


০০০০২৩5০০২০ 


? 
শত চস লা । দু 
বি ৫ কও অপু এ এ. স্ক এ [ক কার্প ও শিব এ (ব্য একি) ৯ ১৯৯ ৯১৯১ 


hs 
ৰ 
১৫২ 


-191 এ।০।-বাকখি।, ৭২ পারা.২ 


শা শ্পাশীশ শি শা শশা শশা শীলা শশা শিপ স্পা শা শী শশী 


ত) 2 ১1৫ 12 EASE TE AAAI ০2 4 
মিশ্ঢা ও আল্লাহরই নিশ্চয় (তখন) কোন মুসিবত তাদের উপর এসে যখন যারা A 
আমরা * জন্যে আমরা তারাবলে পড়ে nh 
৮০৬৫ > REA EME 2 CA / শা bh AIF 1 2A না 
5:৮৪2) 2 ৬৮৬০ ৮৪৮৩ ৬৯১৩ ৩৯৯৯১ ৫৮ 
এবং তাদের রবের পক্ষহতে বিপুল অনুগ্রহ হি এসব লোক প্রত্যাবর্তনকারী 1 

রয় রি র্‌ 

৫.৫ ৫ 2242291 959 ANS 22 মি 
Gol 91 ৪90১৩৩৪৯) ০2 ৬৬১ ৩ ১৪১ A 
সাফা নিশ্চয় সঠিকপধ প্রাপ্ত তারাই এসব লোক এবং দয়া র্‌ 
A] 

॥ পা ১ 4 ৮ ১৮ ৫৮ ১৮ শু E) LA? তা ] 

০৬ ৩০) 7.0 5৫01953১১০1 2 

ং ওমা করবে বা (কাবা) হজ্জ করবে কাজেই আল্লাহর নিদর্শন অর্ততৃক্ত মারওয়া ও _ N\ 

NV ঘরেব যে সমূহের 

|) - রর 

2621 ভর্তা Ve Se AAA AAALAC 

ধু] ১১:১০ ১৮ (৩4 5 ৮৩3 16) ০৬ ৮৬৯ ৯১ 

| কোন কল্যাণ স্বেচ্ছায় করে যে কেউ আর তার দুইয়ের দোড়াতে তার উপর কোন গুনাহ সেনের 

(মাঝে) y 
92/ রঃ a ৮৬ ৫1 
হি ভি 
খুব অবহিত তার আল্লাহ 
মূল্যদানকারী 


১৫৬. এবং বিপদ উপস্থিত হলে যারা বলে-আমরা আল্লাহরই জন্যে, আল্লাহর নিকটই আমাদেরকে প্রত্যাবর্তন 
করতে হবে। | 

১৫৭. তাদেরকে সুসংবাদ দাও যে, তাদের প্রতি তাদের খোদার নিকট হতে বিপুল অনুখহ বর্ষিত হবে; খোদার 
রহমত তারা লাভ করতে পারবে। আর প্রকৃতপক্ষে এসব লোকই সঠিক পথগামী। 


পক এক এপি 


১৫৮. নিশ্চয় 'ছাফা' ও ‘মারওয়া' আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভূক্ত । কাজেই যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ্জ্ব কিংবা 
উমরাহ করবে৫০, এ দুই পর্বতের মধ্যে দৌড়ানো তাদের পক্ষে কোন পাপের কাজ নয়। আর যে ব্যক্তি নিজ 
ইচ্ছা-আগ্রহ ও উৎসাহে কোন মঙ্গলজনক কাজ করবে আল্লাহ তার সম্পর্কে অবহিত এবং তার মূল্য দান করবেন। 


ন, 


১১১০ এ এর of in fs 


>) 


ক 


১৯০ 


৩০০০১১০০০০৫ 


1 র্‌ 
K ) 
৫০. যিল-হজ্ব্‌ মাসের নিদিষ্ট তারিখ গুলিতে কাবা শরীফের যে যিয়ারত করা হয় তাকে 'হন্বব' বলা হয়। আর এই Wy 
vb দিনগুলি ছাড়া অন্য সময়ে যে যিয়ারত করা হয় তাকে ‘উমরা’ বলা হয়। ্ 
Lt (| 
রি তন Ta Yaa Tas VALS” এ সম RRR ১৮১ SSN 


ETE SET EE TEE EE SEE ESE tS OE TN EE RE SEE TEES TT EE ET OE ENE ৮5:০০ ১৮৯০০৯৮৮০৮০ 
১2 


০৮ শিপ 


৮? 5 ০310 পা 682 EG) 
হেদায়াত ও নিশ্চয় 


স্পষ্টনির্দশনাদি আমরা রি শা গোপন করে 
করেছি 


পট ৯০ তা I ০৪ ৬৫৮ 2 (5 
এত LU ০৬০ 
4) ৫০০১ এ HG (০১ 
আল্লাহ তাদেরকে লা'নভ রত কিতাবে ভিতরের যা GS 
করেন করেছি আমরা 
SPL পানি 


/ ১০৪ পা ৩৫ ১৮৫ টি ৫ ৮ ০৩ 
2 1১০5 20 GAN IL ৩ ০৯০ ঃ 
এবং সংশোধিত হয়েছে ও ছাড়া সমস্ত লা'নতকারী তাদেরকে লা'নত 


করে 

9৩৭ ০ শা 2 1১৮6৮ 

৯1৬৬০১৬ \ 2 
A 

তাদের উপর আমি ক্ষমাশীল অতঃপর (স্পষ্টভাবে সতা 

বর্ণনা করেছে 


হৰ 
শি টা 
এ 
করেছে 

টি পি 42 


রী 


ও ও স্বাল্লাহর অভিশাপ 


আপাত 


U 
SAA AAT DTD TTD ৩১৩৩৬ ৯৮৯৯৯ | এ 


বউ ৮ 


চু 


১২২০. 


(স্ৰোত 


"১৫৯. যারা আমাদের নাযিল করা উজ্জ্বল আদর্শ ও ভীৰন-ব্যবস্থা গোপন করে রাখবে অথচ আমর! তা সম 
মানুষের পথ প্রদর্শনের জন্যে নিজ কিতাবে সুস্পষ্ট রূপে বর্ণনা করেছি, নিশ্চিত জেনো, আল্লাহ তাদের উপর 
লানত করছেন, আর অন্যান্য সকল লানতকারীরাও তাদের উপর অভিশাপ নিক্ষেপ করছে; 

১৬০. অবশ্য যারা এই অবাঞ্চিত আচরণ হতে বিরত হবে ও নিজেদের কর্মনীতি সংশোধন করে নিবে এবং যা 
গোপন করছিল তা প্রকাশ করতে শুরু করবে, তাদেরকে আমি মাফ করে দেব, প্রকৃত পক্ষে আমি বড়ই 
ক্ষমাশীল, তওবা গ্রহণকারী ও দয়ালু। 

১৬১. যারা কৃফরীর৫১ আচরণ অবলম্বন করেছে এবং কুফরীর অবস্থায়ই মৃত্যুমুখে পতিত হয়েছে তাদের উপর 
আল্লাহ, ফেরেশতা ও সমগ্র মানুষের অভিশাপ পড়বে: 


৫১. ‘কুফর’ -শব্দটি ‘ঈমান’ -এর বিপরীত অর্থবোধক। ঈমান’ এর অর্থ হচ্ছে- মান্য করা। সত্য বলে গ্রহণ করা, 
কবুল করা; ৮০4৮ ৮8885 টানি 


CEU CU 


LES 


Y 


pee 


১০০০০০৬, 


উর কুর-১/১০-__ 


bee ge A) 


পি 
DD 


> 
= 


শ্ব 


০৩৩৬৩ 


২০০২৬০০৬৬০২ 


তত শ্রুতি ৩ STS LSND OATS DD 
৫7০27 2224 BEL এ৫ /2 /2 1 

১ all 2৯) a3 ৩০৬৩ 

আর শাস্তি তাদের থেকে ্রাসকরাহবে না তারমধো ৪১০৮৭ 

dl ন 9 £ 3! 2] ৮ পণ 229,022 

১ ১ ০৬৩১ 2০) ৪০) ৩১১১০ 


৬৫ ৩১৪৮ 
দয়ালু 


১৬২. এ অভিশাপ অবস্থায়ই তারা সব সময় লিপ্ত হয়ে থাকবে, না তাদের শাস্তি ত্রাস পাবে আর না তাদেরকে তা 


হতে মুক্তি লাভের কোন অবসর দেয়া হবে। 
১৬৩. তোমাদের খোনা এক ও একক, মেহেরবান ও দয়ালু খোদা ভিন্ন (বিশ্ব ভুবনে) আর কোন খোদা নেই। 


DE 


৫ 


০১০১০০০০০০১ 


a 


সি 25 


/ 


* উপর প্রতিষ্ঠিত রাখা । 


A] 


মালিক ও উপাস্য বলে মেনে নিতে অস্বীকার করা ।(২) আল্লাহকে স্বীকার বা মান্য করেও তার নির্দেশ ও 
হেদায়াতকে জ্ঞানবিদ্যা ও আইন-কানুনের একমাত্র উৎসরূপে মান্য করতে অস্বীকার করা । (৩) 
আল্লাহতা'আলার নির্দেশ মোতাবেক চলা আবশ্যক- একথা নীতিগতভাবে মেনে নেওয়া সত্বেও আল্লাহ তার 
হেদায়াত ও তার আদেশ-নির্দেশ যে সব নবীগণের মাধ্যমে প্রেরণ করেন- তাদেরকে অস্বীকার করা । (৪8) 
পয়গন্বরদের মধ্যে পার্থক্য করা, নিজের পছন্দ ও সংস্কার অনুসারে নবীগণের মধ্যে কাউকে মান্য করা ও 
কাউকে অমান্য করা ।(৫) নবীগণ আল্লাহর পক্ষ থেকে আকায়েদ (প্রত্যয়-বিশ্বাস), আখলাক (নৈতিকতা ; 
চরিত্র ও ব্যবহার) এবং জীবনের বিধান সম্পর্কে যে শিক্ষা দান করেছেন সেসবকে বা তার মধ্যকার কোন 
কিছুকে মান্য করতে অস্বীকার করা । (৬) আদর্শ ও মতবাদ হিসাবে এই সব জিনিসকে স্বীকার করা সত্বেও 
কার্যক্ষেত্রে জেনে-শুনে আল্লাহর আদেশ-নির্দেশের অমান্য করতে থাকা এবং এরূপ অমান্য করার ব্যাপারে 
জিদ করা এবং পার্থিব জীবনে নিজের গতি খোদার আনুগত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত না রেখে নাফরমানির 


Fa aan nap BCA ্ 


৯১৯০ 


নভে 


DOE I 


১৯, 


2 


১৯০৮ তাস 


Ci 


(তা 


শপ 


০৫২ 


বি 


শি ক 


সুরা আল-বাকারা.২ ৭৫ পারা.২ 


৯৬ ৰ্৫ 
3 ০) 


মধ্যে নিশ্চয় 
(আছে) 


Mm a, 


সস 


১৮০৯ সপ ৬ বর রস, Tay 


a 


2 0৮061 AOE AME 


ং লোকদের উপকারদেয় যা সাগরের মধ্যে 


১১২২৯ Ta a), 


৫৩৬৩৩ 


ভিডি ৫ [রবে ও] 
b> ক £ ৩05 ৮ 
এ ভাবে পানি আকাশ 
করেন 


রে 
০ 


Ll) 


বিস্তার 


ন 


aa” Tae ATA 


(ধরণের) 


করেন. 
SOG 2০) Ge Ej এ৬০। 
৬৬ ৮ ঙ ১) 
১৪১ ০১১ এ গত] 05 ১৩০) 
অবশাই ' যমীনের ও আকাশের মাঝে (যা) মেঘমালার 
নির্দশনাদি | 4 ্ 
“5 522 Dw 

6 L722 2% 

(খারা) লোকদের 

জ্ঞান রাখে জন্যে 


ক্ুকুঃ২০ 

১৬৪. (এ সত্য অনুধাবন করার অন্য কোন নিদর্শনের প্রয়োজন হলে) যাদের সুস্থ বিবেক-বুদ্ধি রয়েছে তাদের 
জন্যে আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে, রাত-দিনের আবর্তনে, মানুষের জন্যে উপকারী দ্রব্যাদি নিয়ে নদী ও সমুদ্রে 
ভাসমান চলমান নৌকা সমূহে, উপর হতে বর্ষিত বৃষ্টির ধারায় ও তার সাহায্যে পৃথিবীতে সকল প্রকার প্রাণশীল 
সৃষ্টির বিস্তার সাধনে, বায়ুর প্রবাহে, আকাশ ও পৃথিবীর মাঝখানে নিয়ন্ত্রিত মেঘমালায় অসংখ্য নির্দশন রয়েছে। 


SS a LCD DDD 


তি 


রর 
A] 
র্‌ 


ef fo (fr 


সপ 


RRL YR রিবন ৫০৭০৭ এখ এ Vavwe ৯ লুপ বরন ত খত. 


১, ১০৮ লিলি —-— — = — —_ শশী লী শ্াশরীশিশত 


সূরা আল-বাকারা.২ ৭৬ -  পারা.২ 


টা SSS SLT 


AAA 
} 


A h 29 > ONES ১ ৫) ৮ ররর 
নি 91 ৩১১ ou ৩ ৩1 ডু 21 
[| আল্লাহ ছাড়া গ্রহণ করে যারা লোকদের মধ্যে AN 
| ) 
( A232 A ফিট বিট 4631 
LT MUL 
যেমন 
যারা অথচ (প্রতি হওয়া উচিৎ) তি: রর বে 3 টিটি 2 2 
পেজপর্ণ 80 তিশা ৩5২ ৫৫. HA ৬৯ EL শিক [2° | / 
A ০১ ০ 1 ডি 6% > 2৮৪৩ 2 
কম দেখে মান হুদ খারা এ আদ হু পল তল সে 
4 রঃ ৰণ 2১৮ yw ৫৫7 4৫4 রর পপ 
০৩১৫ 28 SEE Bb Hv 
| ee | ৬৬ ৮৫ পবা 
কঠিন আল্লাহ এবং  সবটুকুই আন্যাহরই শক্তি যে ৬ : 
৮৫) * 9 4 ৮৩ ৬4, ৫৫৫৫2 ৫৫৭) |ঘ 
৮ তি 05 152) ৫9 95 ১] ৪০১৬৩ | 
ৰ তাদের) হতে অনুসরণ করাহত (তারা) সম্পর্কছিনন যখন শান্তিদানে p 
অনুসরণ করত . € কলৰে 
A (অর্থাৎঅনুসারীদের ) যারা (অর্থাৎ হি ? by টির 
এ পা পা 4 
? ৪9৩১2) ৪3 ৩০০45 2 9৩৩0 [51 5 
A সকল উলান তাদের বিচ্ছিন্ন হবে এবং আযাব দেখবে ও 


উপকরণ সাথে 


১৬৫, কিন্তু (খোদার একত্ব প্রমাণকারী এসব সুস্পষ্ট ও উজ্ভবল নির্দশনসমূহ বর্তমান থাকা সত্বেও) কিছু লোক 
এমন আছে, যার আল্লাহ ছাড়া অপর (শক্তি)কে খোদার প্রতিদ্বন্বী ও সমতুল্য রূপে খহণ করে এবং তারা ঠিক 
এরূপ ভালবাসে, যেরূপ ভালবাসা উচিৎ একমাত্র আল্লাহকে । অথচ প্রকৃত ঈমানদার লোকেরা আল্লাহকে 
সর্বাপেক্ষা অধিক ভালবাসে । কঠিন শাসত্তিকে সম্মুখে দেখে যা কিছু অনুধাবন করবে, এ যালেমরা তা যদি আজই 
অনুভব করতে পারত যে, সমগ্র শক্তি ও সকল প্রকার ক্ষমতা-ইখতিয়ার একমাত্র আল্লাহরই করায়ত্ব এবং শাস্তি 
দেওয়ার ব্যাপারে আল্লাহ কঠোর, তবে কতইনা ভাল হত! 

১৬৬. আল্লাহ যখন শান্তি দিবেন তখন এরূপ অবস্থা দেখা দিবে যে, দুনিয়াতে যে সব নেতা ও প্রধান ব্যক্তির 
অনুসরণ করা হত তারা নিজ নিজ অনুসরণকারীদের সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কথা ঘোষণা করবে, কিন্তু 
তা সত্ত্বেও তারা অবশ্যই শাস্তি পাবে এবং তাদের সকল উপায়-উপাদানের সম্পর্ক ও কার্যকারণ-ধারা ছিন্ন হয়ে 
যাবে। | : 


৫2 


hese 
Y 


pa 


সূরা আল-বাকারা.২ 


(১০০২০২০৩০০৩ 

৮ 

285 4৫৫৫৫ 5 72 রি | 
1৮৩৩৬ LC] ৩৯ 


A আমরাও তবে একবার 
যা করা রর মগ) জনে জন্যে 


8 ১৪৮ 21) 9 ৬১৩৩ ১৬2 চি ৮৫ ৫৫ 
Yo f চে চা (আজ), 
রি ৫ রত 1 2 34 
১ ৪১৩) ce ৯ ob ৩ ৮০০ 
ওহে দোযখের হতে বের হতে পারবে তারা না এবং তাদের কাছে 
আগুন 
22 AL রি A 2 ১ ৫ 5 
11৯৩ ও 5 5৬৯৮ JW ০2০১) ৩ ৮ 13% 
তোমরা অনুসরণ না এবং পবিত্র হালাল যমীনে তাহতে তোমরা 
নু করো চি fe রর ‘ যা থাও 
2 903 Eo ১৩ ১4: 
মূলতঃ ২ শত্রু তোমাদের রি বিজ 
মনো 
$ A FS তত প্র ০ ৮ সানি ৮৮91৮ 
ic ৯১2 1 5 i El 
উপর তোমারা বলতে এবং  অশ্নিলতার ও: পাপকাজের - তোমাদেরকে নির্দেশদেয় 
(এনন কথা) 
Pd (Aad w 
© (৮৮০০ 2 ll 
L ঘা পার 
NS 
tx 


গু রা রর 
GMO 5 

জে যারা বলবে এবং 
a 


তাহলে আজ এরা যেমন আমাদের সাথে সম্পর্ক ছিনু করে নিজেদের দায়িতৃহীন থাকার কথা প্রকাশ করছে 
আমরাও তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দেখিয়ে দিতাম । আল্লাহ অবশ্যই তাদের সকল কাজ যা কিছু তারা 


ক্লবুঃ২১ 
না; সে তো তোমাদের প্রকাশ্য শত্রু । 


জান-না তা আল্লাহর নামে বলে বেড়াতে শিখায় । 


১৬৭. আর দুনিয়ায় যারা তাদের অনুসরণ করত তারা বলবেঃ হায় আমাদেরকে আবার যদি সুযোগ দেয়া হতো, 


দুনিয়াতে করছে তাদের সন্মুখে এমনভাবে উপস্থিত করবেন যে, তারা গুধু লজ্জিত হবে ও দুঃখ প্রকাশ করবে। 
কিন্তু জাহান্নামের গর্ত হতে বের হবার কোন পথই তারা খুঁজে পাবে না। 


১৬৮, হে মানুষ, জমীনে যে সব হালাল ও পবিত্র দ্রব্যাদি রয়েছে, তা খাও এবং শয়তানের প্রদর্শিত পথে চলো 
১৬৯. সে তোমাদেরকে পাপ কাজ ও অশ্লীলতার আদেশ করে এবং আল্লাহ যে সব কথা বলেছেন বলে তোমরা 


৩৬০০৬০০০০০১ রা 22২৮১০০৯১০৪ 


= © শশা? 


| 


৮১১৯১ 


১৯৯০৯১৮০৩০৩ 


স্ব 


৩51 


উঠল 


জু 


্ 


রী: 


১২০৯৩ 


ছা 2১৫০ 


সূরা আল-বাকারা.২ ৭৮. 
৬০৩৩০০০৩০০০ কপ ৮ ৮৯৯১ 


DDD DDD 


গু 
শি 


যার উপর আমরা পেয়েছি রন বরং তারা 
শা ৯৬৩ 
০১৮২৯ 
তারা বুঝতো 

EX LO 1205 

BAS ৫298 


অস্বীকার করেছে (তাদের) ৰং ন! 
চলত 


এ উহ ৯৫0 2 


রি, এট 2 ১৮৮ & গত 2 2৩৭ 
[০ ১%1৩৬ ৪ 2 1 Rm, | ৫ ০ (5৬১) 
আওয়াজ ও ডাক এছাড়) শুনে লা এবিধয় চিৎকার (একরাখাল) 


CA ০5502 এ ১:০৫ p22 9? 
০ (১৯৬৯) * ৪ ৮ 


PAL nd 
বুঝতে পারে লা তারা তাই অন্ধ বোঝ 
(কোন কথাই) 


১৭০. তাদেরকে যখনি আল্লাহর দেয়া বিধানের অনুসরণ করতে বলা হয়, তখনি তারা উত্তরে বলেঃ আমরাতো 

সে পথেরই অনুসরণ করব আমাদের বাপ-দাদাকে যে পথের অনুসারী পেয়েছি। তাদের বাপ-দাদারা যদি 
| বুদ্ধিমানের ন্যায় কাজ না-ও করে থাকে ও সঠিক পথে না-ও চলে থাকে তবুও কি এরা তাদের (বাপ-দাদাদের)-ই 

অনুসরণ করতে থাকবে? | 

১৭১. এ সব লোক যারা খোদার নির্দেশিত থে চলতে অস্বীকার করেছে, তাদের অবস্থা ঠিক এরূপঃ রাখাল 


জসুগলিকে ডাকে, কিন্তু উহারা এই ডাকের আওয়াজ ব্যতীত আর কিছুই গুনতে. গায় না। তার! বধির, বোবা, 


অন্ধ; এ জন্যে কোন্‌ কথা তারা বুঝতে পারে না। 


A 


১৯৪ 


৩৩০4৩৯৩০০০০ 


DDD) 


Stn 


Ee 


৯১১ 


DTT DDD 


ee জী 


১৬৪৬ 


রে ০ / | ৮1৮ ৩ 22 / AafT A 
fb 
co 5 6 | ০২৮ ৪০ 
দির ls দি জিনিৰ যা? হু 
2 a7 (পত্র তা EX 2 21251 
CT - ৫০ ৫৫9 ৫ ০0১৩৫ EL 2৬ ৩১ dd 1551] 
তোমাদের উপর নদ মুলতঃ হি শুধু তাকেই এন যদি ০১০০৭ 
|} 
এ & 2 তত তত রণ 24247 
2 % 65 ET 255 2 529 $ জগ | 
যার নাম নেয়া তা এবং” শুকরের মাংস ও ল্য) ও মৃত 
হিট হয়েছ (জন্তু). R 
24 se eV ৮১৫৫ টি রা নী 
চর] চি ১৬ ই 5) AE ৯ ৭ ৯ cdl মি 
কোন গুনাহ নাই তনে ঘন না আর মিতার না যে তবে আল্লাহ্‌. | 
রে টি a রর ১৮ 
SoA Ver 201 ৩৮ ৯৫৮৬ 
অশেষ নেহেরবান বড় ক্ষনাশীল আল্লাহ. নিরব তারউপর A 


১৯১৯৯ 


১৭২. হে ঈমানদাররা, তোমরা যদি প্রকৃতই একমাত্র খোদার বান্দা হয়ে থাক, তবে যে সব পবিত্র দ্রব্যাদি আমি 
তোমাদের দান করেছি তা অসংকোচে খাও ও আল্লাহর শোকর আদায় কর। | 

১৭৩. এ ব্যাপারে খোদার তরফ হতে শুধু এটুকু নিষেধ করা হয়েছে যে, তোমরা মৃতদেহ খাবে না, রক্ত ও 
শুকরের মাংস হতে বিরত থাকবে এবং এমন কোন জিনিস খাবে না যার. উপর আল্লাহ্‌ ছাড়া অপর কারো নাম 
নেয়া হয়েছে। অবশ্য কোন ব্যক্তি যদি কঠিন ঠেকা অবস্থায় পড়ে যায় এবং সে যদি তা হতে কোন জিনিস খায়, 
কিন্তু আইন ভঙ্গ করার যদি তার ইচ্ছে না থাকে কিংবা প্রয়োজন পরিমাণের সীমা লংঘন না করে, তবে এতে তার 


কোনই পাপ হবে না। বস্তুতঃ আল্লাহ ক্ষমাশীল ও অনুগুকারী৫২। 


(১) যথার্থ মজবুরী অর্থাৎ নিরূপায় অবস্থা । যথাঃ ক্ষুধা বা পিপাসায় জীবন-সংকট অবস্থা; বা রোগ ও 
অসুস্থতার কারণে জীবন বিপন্ন হওয়া ও সেই অবস্থায় হারাম জিনিস ছাড়া অন্য কোন জিনিস পাওয়া না 
যাওয়া ॥ (২)আল্লাহতা'আলার কানুন ভঙ্গ করার কোন ইচ্ছা অন্তরে স্থান না পাওয়া । (৩) আবশ্যকতার সীমা 
অতিক্রম না করা যথাঃ হারাম জিনিসের কয়েক গ্রাস বা কয়েক টুকরা বা কয়েক ঢোক দারা যদি প্রাণ বাচে 
তবে সে পরিমান অপেক্ষা অধিক ব্যবহার না করা । 


ents es 


fey SS 


Cae 


pe 
ৰ 


ৰে ৯5-- পুত ১০৩৩ a DD DT DODD 


্‌ ০৫ তর রি রে হো > Eo 
৫ জোর 


গোপন করে যারা নিশ্চয় 


এ পর্ণ 


এ) ০৪১5৮ ও টা 2 ৬ 


এছাড়া তাদের পেটের মধ্য না এসব লোক 'অতিনগণা ৮০১ তাদিয়ে 
স্বাথ) 


22০৫ ৮) 3 AL 28 ৮৪5 J 3 90) 


0 


Ca) 


20৪) 1558 | ৬ 


ভ্রান্তপথ ক্রয় করেছে ক সব * লোক 


(5 ৮১%2 NS ৫ ২2৮ ৩৩০ 5 » ৬৩৫০ 


উপর তারা সবর করবে ০ এবং সঠিকপথের বদলে 


৩) 5 ১১০৪ 3 0% >, ১ 0) 


নিশ্চয় এবং 


Ed 


OE 3 ্ 
ou ৬৬৯ সা E> 


তে মু অবশাই 
25 ) ব্যাপারে 


£৯1-০ 


১৭৪. বস্তুতঃ যারা খোদার দেয়া কিতাবের 'আদেশ-নিষেধ গোপন করে এবং সামান্য বৈষয়িক স্বার্থের জন্যে, 
তাকে বিসর্জন দেয়, তারা মূলতঃ নিজেদের পেট আগুন দিয়ে ভর্তি করে। কিয়ামতের দিন আল্লাহ কখনই তাদের 
সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র বলেও ঘোষণা করবেন না। তাদের জন্যে কঠিন পীড়াদায়ক শাস্তি নির্দিষ্ট 
রয়েছে। 

১৭৫. এরাই হেদায়াতের পরিবর্তে গোমরাহী খরিদ করেছে এবং ক্ষমার পরিবর্তে শান্তির ঝুঁকি গ্রহণ করেছে। 
এদের সাহস খুবই বিদ্ব়কর, এ জন্যে যে এরা জাহান্নামের আযাব ভোগ করতে প্রস্তুত হচ্ছে। 

১৭৬. এ সব কিছু শুধু এজন্যেই হতে পেরেছে যে আল্লাহ তো পূর্ণ সত্যের অনুসারে ঠিকভাবে কিতাব নাজিল 
করেছেন; কিন্তু কিতাবে যারা মতবৈষম্য আবিষ্কার করেছে তারা নিজেদের ঝগড়া-বিবাদ ও বিতর্কের ব্যাপারে . 
| প্রকৃত সত্য হতে বহুদূরে সরে গিয়েছে। 


SAS rere SECC CC DS TD Se TEA ১০১১১৮১৯০০৫ 


৬ 
E 
V 
রা 
ৃ 


; 
fh 
| 


Saeco Ae Seen De te 22> EDA 


খু |: 


an md id's 


7 


| রর : 

hl Pd Alt od তি পা ৃ 

A 5) 2১ 2 5 abl ০৩৭1 ৩ ss) ৪ ০১১৯৮] ৃ 
আখেরাতের ‘দিনের ও আত হরি ঈমান পক্ষিমে 


52 


নিচ পা সর্প রি 
SE 00 G15 cS রি SESE 5 
টি 
ক ত) কিতাবের ও ফেরেশতাদের lk 
৮৮৫১ 17787 ৫৮2 রর LA? পে ১৯৬০ 
562 ঠ পরে 59056 4 | 
ও মিসকিএদেরকে ভিন ও. আত্ম্ীয়ন্বজনদেরকে. তারই 
মহববতের 


8১৬০] 65 ? এড 2 ০80) ও ১ 08০10 


নামাজ প্রতিষ্ঠাকরে এবং. দাসমুক্তির উরে লি টি ও পথিকদেরকে 


১৩ 13) পি ১৪ ১৪৭ 2 ৮ ও এ এ 


ওয়াদাকরে এবং ও 


১৭৭. তোমরা পূর্বদিকে মুখ করলে কি পশ্চিম দিকে, তা কোন প্রকৃত পৃণ্যের ব্যাপার নয়। বরং প্রকৃত পৃণ্যের 
কাজ এই যে, মানুষ আল্লাহকে, পরকাল ও ফিরেশতাকে এবং খোদার অবতীর্ণ কিতাব ও তীর নবীদেরকে নিষ্ঠা 
ও আন্তরিকতা সহকারে মান্য করবে; আর খোদার ভালবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের প্রিয় ধন-সম্পদকে আত্বীয়-" 
স্বজন, ইয়াতীম, মিসকীন, পথিকের জন্যে, সাহায্যপ্রার্থী ও ক্রীতদাসদের মুক্তির জন্যে ব্যয় করবে; এতদ্যতীত 
নামাজ কায়েম করবে ও যাকাত দেবে। প্রকৃত পূণ্যবান তারাই যারা ওয়াদা করলে তা পুরণ করে; দারিদ্র, 
সংকীৰ্ণতা ও বিপদের সময় এবং হক-বাতিলের হন্দ-সংগামে পরম ধৈর্য অবলম্বন করে। বস্তুতঃ | 
সত্যপন্থী এরাই মুত্তাকী । 

হত লজ 


শব্দার্থে কুর-১/১১-+ 


22 * 
ভিন ৃ 
কিসাস 'তোমাদের উপর ফরজ করা ঈমান এনেছো যারা 
হযেছে f 
2 উড ৩৩ 2১০ 0 
৫ Bd 


এবং জীতদাসের বদলে ক্রীতদাস ও স্বাধীন বাতির 


2 


১ পু এপ ৩ 
sf (Sw 2৩1 5: 


s A922 


22S 
প্রচলিত পদ্থার 


এবং 


১৭৮. হে ঈমানদারেরা, তোমাদের জন্যে নরহত্যার ব্যাপারে 'কেসাস' এর আইন লিখে দেয়া হয়েছে, মুক্ত স্বাধীন 
ব্যক্তি কাউকে হত্যা করলে তাকে হত্যা করেই ‘কেসাস' নেয়া হবে, ক্রীতদাস হত্যাকারী হলে এ হত্যার বিনিময়ে 
তাকেই হত্যা করা হবে। কোন নারী এ অপরাধ করলে তাকে হত্যা করে ‘কেসাস’ নেয়া হবে, অবশ্য কোন 
হত্যাকারীর প্রতি তার ভাই যদি কিছু ন্য় ব্যবহার করতে প্রস্তুত হয়, তবে প্রচলিত ন্যায়-নীতি অনুযায়ী 
রক্তপাতের প্রতিবিধান হওয়া আবশ্যক এবং নিষ্ঠা ও সততার সাথে রক্তপাতের বিনিময় আদায় করা হত্যাকারীর 
অবশ্য কর্তব্যৎ৩। এটা তোমাদের খোদার তরফ হতে দন্ড ত্রাস ও অনুগ্রহমাত্র। এর পরও যে ব্যক্তি বাড়াবাড়ি৫৪ . 
করবে তার জন্যে কঠিন পীড়াদায়ক শাস্তি নির্দিষ্ট রয়েছে। 


" ৫৩. এর দ্বারা বুঝা যাচ্ছে, ইসলামী দ্ত-বিধিতে হত্যাপরাধের দভও সংশ্লিষ্ট পক্ষের সক্ষতিক্রমে ক্ষমাযোগ্য । 
হত্যকারীকে ক্ষমা করে দেওয়ার অধিকার নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের আছে। সুতরাং সে অবস্থায় 


ALACRA ৮৮৯৯৮১ 


| হত্যাকারীর প্রাণ হরণেরই উপর জিদ করা আদালতের পক্ষে বৈধ নয়। ক্ষমার ক্ষেত্রে হত্যাকারীকে 
রক্তপণ (দণ্ডের বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ অর্থ) আদায় করতে হবে। | 
| ৫৪. “বাড়াবাড়ি করে' যথা- নিহত ব্যক্তির উত্তরাধিকারীগণ রক্তপণ গ্রহণ করার পরও আবার প্রতিশোধ গ্রহনের 


রর হু ভু ভুল 


চেষ্টা করে। অথবা হত্যাকারী রক্তপণ আদায় করতে টাল-বাহানা,করে ও নিহত ব্যক্তির উত্তরাধিকারীগণ 
তার প্রতি যে অনুগ্রহপূর্ণ ব্যবহার করেছে সে তার প্রতিদানে অকৃতজ্ঞতামূলক আচরণ করে। . 
০ 2৩৬৮৩৫৩৩০৮১০২০১৬ 


tere 


x 


তি আল-বাকারা.২ ৃ পির পারা,২ 


এপি অনি এত একী টি প৯০৯৮৮৮১৯ ৮ রে ৮৯৮১৯৮৯৮১৮১, ৯১৮০ ১০৮ AD PTD PANT 
ই] শি ard পা ৫ ঠ Er 2 a রত 
EF ৰ eG (০ ০22 SES ? 
ৰ র্‌ আগা করা যায় “ জ্ানবান লোকেরা হে; মধ্যে তোমাদের এবং 


পা ৩ তি পু বত এ ও ORE 


নু 


তোমাদের কারো উপস্থিত হয় যখন তোমাদের উপর ফ ফরজ করা তোমরা সাবধান 
হয়েছে হয়ে চলবে 
6) SAA Led? ৮৮৫৮ 32/2 
92009) 855) LU 
পিতা-মাতার জন্য ওসীয়ত করা ধনসম্পত্তি সে ছেড়ে যায় যদি মৃত্যু 
06) (EA $s + 2822 তি 222 সে 
॥ ৮ ১০ শ ১১০৯০ ৩১১১১ 5 
Ac NE 272 212 ০ A 
ee CG LC ৪6৮৫ 
110] উপর ভারশুনাহ মূলতঃ তবে তা শুনেছে যা এরপরেও. তা বদলে দেয় যে অতঃপর  |/১ 
দেয় 
id NS 25) 
A ৩০১ 725 21 6) ৮4৮5৫ ৫25 


সবকিছু জানেন সবকিছু শুনেন আল্লাহ নিশ্চয় তপন: (তাদের) যারা 


- ১৭৯. বৃদ্ধি ও.বিবেক সম্পনু হে মানুষ, তা 
এ আইন লংঘন হতে বিরত থাকবে । 
ন্‌ ১৮০, তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় উপস্থিত হলে এবং সে ধন-সম্পত্তি রেখে যেতে থাকলে তার পিতা- 
৯৮৮54 
হয়েছে৫৫। মুত্তাকী লোকদের উপর এটা নির্দিষ্ট অধিকার বিশেষ । 
ৃ ১৮১. ৮5857 তবে এই পরিবর্তন কারীদের উপরই 
এর সব পাপ বর্তিবে। বস্তুতঃ আহু ছু শোনেন ও জানেন। 
ং টপকে পুত সশরন 
উত্তরাধিকারীদের জন্য অংশ নির্দেশ করে দেওয়া প্রত্যেক ব্যক্তির পক্ষে বাধ্যতামূলক করা হয়েছিল, যাতে 
তার মৃত্যুর পর বংশের মধ্যে ঝগড়া-বিবাদ না হতে পারে এবং কোন হকদারের হক না মারা যায়। পরবর্তী |) 
| কালে যখন স্বয়ং আল্লাহতা 'আলা পরিত্যক্ত সম্পত্তি বন্টনের জন্য পুর্ণাঙ্গ নিয়ম-বিধান দান করলেন (সূরা 
নিনাতে পরে উল্লেখিত আছে) তখন নবী করীম (সঃ) এ সম্পর্কে এ নীতি নির্দিষ্ট করে দিলেন যেঃ 
Le উত্তরাধিকারীদের জন্য আল্লাহতা'আলা যে অংশ নির্দেশ করে দিয়েছেন, তার মধ্যে অসীয়ূত দ্বারা কোন 
কম-বেশী করা যাবে না; এবং যারা উত্তরাধীকারী নয় এমন ব্যক্তিদের অনুকূলে সমগ্র সম্পত্তির এক | 
ৃ তৃতীয়াংশের বেশী অসীয়ত করা চলবে নাঃ. এবং মুসলিম ও কাফের একে অপরের উত্তরাধিকারী হতে 1 
V2, পারবেনা । হাহ SST TSENG} 


= + এ 


সুরা আল-বাকারা.২ ৮৪ পারা-২ 


Pat Sot ০০৯ 


A( 2 


৩৩২০০০০১০১১ 


৫ 
পর্ণ 9৬ 

৩৬ | 
(তাদের) যারা উপর 


প2 09 AAA At ৫ ১৮:2৫ পু ক্র ৫ 
০5৯ এ 2 ৮9৬02 FUSS ৮৮০৩৩ 
(তাদের) যারা উপর এবং 'অন্যান্য “দিনগুলোতে সংখ্যা তখন সফরে 
(পূরণ করবে) t 
- : ঠে ৫১ 
2 তেও (৮ 0৮ Ld ৩০ ্ণ ১১) 28 
৮৬০০ AGE 26৩৬ SS 
এব মিসকিনের খাদ্য দান করে বিনিময় দিবে ভার সামর্থ রাখে 


১৮২. অবশ্য কারে! যদি এ আশংকা হয় যে, অসীয়াতকারী জ্ঞাতসারে কিংবা অনিচ্ছাকৃত ভাবে অবিচার করেছে 
বা কারো হক নষ্ট করেছে, তখন যদি সে সংশিষ্ট ব্যক্তিদের পরস্পরের মাঝে মীমাংসা ও ব্যাপারটির সংশোধন 
করে দেয়, তবে তার কোনই দোষ নেই। আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী | j 
করুকুঃ২৩ 

১৮৩. হে ঈমানদারেরা, তোমাদের উপর রোযা ফরয করে দেয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী নবীদের 
 উত্মতদের উপর ফরব করা হয়েছিল; ফলে আশাকরা যায় যে, তোমাদের মধ্যে তাকওয়ার গুন ও বৈশিষ্ট্য জাগ্রত 
হবে। 4. 
১৮৪. ইহা কয়েকটি নির্দিষ্ট দিনের রোজা, তোমাদের মধ্যে কেউ রোগাক্রান্ত হলে কিংবা ভ্রমন কার্যে লিপ্ত থাকলে 
অন্য সময় এই দিনগুলির রোযা পূরণ করবে । আর যারা রোযা রাখতে সমর্থ হয়েও (না রাখবে)তারা যেন 
‘ফেদিয়া’ (বিনিময়) দানকরে। এক 'রোযার 'ফেদিয়া' (বিনিময়) হচ্ছে একজন দরিদ্রকে খাপ্যদান করা! 

সু কু 


৩৩০৩০৩১-২৩০৬৭০০৩৩৩০০৩০০৩১০৩০-১-৭৮৯৮০৮১৯৯৯১৯৯০৩৩ 


CoE Cr 


৮ 
ক, 


1 | পারা.২ 


A পান উঠি তে > (9 2০৫ AR |? Fd ঘা 
বোরো রি 3s 5d) ৯৯ AS 
নি তোমাদের রোজা রাখ কিন্তু তার জন্যে উত্তম তাহলে - কোন কল্যাণ ৮২ Ont 
তা 
A AA ৮৩ পর্ণ এপ ত্র লিট 2 ঠা ৫ 
al Cl ৮৬ ৩০৪ রর wl ~~ 
A নাযিল করা হয়েছে যা ‘২ মাস যদি তোমাদের 
জন্যে 
মি 22০: EA রর য়া পগি 15252 2 
EB ৪৬৮৪০ ৩০৩ 2০৮৩ ৬৬০ 0132) এ 
এবং সঠিক্‌ পথের এবং লোকদের জন্যে সঠিক পথ কোরআন তার মধ্যে 
ye র্ ১৩:৮৫:৫১ Pal 2 4১ 
sda ১9৯৮ ৬৬৪৭ ০ ও 630) 
যে এবং তাতে দে রোজা এ মাস তোমাদের মধ্য * পাবে সুতরাং. হক ও বাতিলের 
/ পর্ণ 2 টা 2 ৰ 
৮১৮ 2৩1 ১৪ ৩5 ১০ টি [৮১০০ 
অন্যান্য দিনগুলোতে পল সফরে (থাকবে) অথবা অসুস্থ রর 


আর যদি কেউ নিজ ইচ্ছা ও আগ্রহে অতিরিক্ত কোন কল্যাণের কাজ করতে চায় তবে তা করা তারই পক্ষে 
অঙ্গলকর হবে; কিন্তু তোমরা যদি বুঝতে পার তবে রোযা রাখাই তোমাদের জন্যে মঙ্গলময় হবে৫৬। 

১৮৫, রমযানের মাস ইহাতেই কোরআন মজীদ নায়িল হয়েছেঃ তা গোটা মানব জাতির জন্যে জীবন-যাপনের | 
বিধান এবং তা এমন সুস্পষ্ট উপদেশাবলিতে পরিপূর্ণ যা সঠিক ও সত্যপথ প্রদর্শণ করে এবং হক ও বাতিলের ॥ 
পার্থক্য পরিফারন্পে তুলে ধরে। কাজেই আজহতে যে ব্যক্তিই এ মাসের সন্থখীন হবে তার পক্ষে এ পূর্ণ মাসের 
রোযা রাখা একান্ত কর্তব্য । আর যদি কেউ অসুস্থ হয় কিংবা ভ্রমনকার্ধে নিরত থাকে তবে সে যেন অন্যান্য দিনে 
এ রোযার সংখ্যা পূর্ণ করে নেয়। 


৫৩. ইসলামের অধিকাংশ নির্দেশ ও বিধানের ন্যায় রোযাও ক্রমিক নিয়মে ফরয (অবশ্যপাল্য) করা হয়েছে। নবী | 
করীম (সঃ) শুরুতে মুসলমানদের প্রত্যেক মাসে মাত্র তিনটি রোযা পালনের হেদায়াত (উপদেশ) |] 
দিয়েছিলেন কিন্তু তখন এ রোযা ফরয ছিল না | তার পর দ্বিতীয় হিজরীতে রমযান মানে রোযা রাখার এ 
নির্দেশ অবতীর্ণ হয়, কিন্তু এ নির্দেশের সধ্যেও লোকদের জন্য এতটুকু সুবিধা রাখা হয়েছিল যে, রোযা : 
রাখার সামর্থ্য থাকা সত্বেও যারা রোযা রাখবে না , প্রত্যেক রোযার পরিবর্তে তারা একজন মিসকিন 
(দরিদ্র)কে খাদ্য দান করবে । এর পরে দ্বিতীয় নির্দেশ নাধিল হয় যা পরে উল্লেখিত হয়েছে। 


2০১০০০০০১০১ ৩০০১১১৭০১০৩ 


2 ৫৩০০০১০০১১০ 


সূরা আল-বাকারা, ২ রর ৮৬ পারা.২ 


Na উহ ক ৮৯১ রি ১৮৯১০৯৮৯৮৯০ TP) "ATP Ae AT AT 2 
শী রে 227 8548 রা ডি 
রি | ৫ 5 টা? 5 রে ৩৬০ ২2 | 2৩ a ৩ 
? তোমরা পূর্ণ এবং কঠোরতা এট তিনি চান না এবং সহজ্ঞতা রি আল্লাহ রি A 
le 
রে (৩ ৫ টা ৫৫. 3 
2৩৩ 3 (৬৩ al ১) / 5 ৮৬৩ 
| আশা করা যায় এবং তিনি' তোমাদের! এজন্যে যে আল্লাহর তোমরা মহত এবং সংখ্যা 
চি 
2204 
oA (১৬০ টড 5) 2 eb 
A ৯২ 2447 ৪ G27 


4555 191 sil 8225 জা ৮৬১ 


এ আমাকে ডাকে যখন প্রার্থনাকারীর . ডাকে আমি জবাব দেই নিকটেই 


6৫965৩52৬৩৫ ০.9 $ ত 


তোমাদের হালাল করা - সত্যের সন্ধান পাবে হয়ত তান্না আমার তারা ঈমান 


DT ECC OE SCAT AT ATA DDO DTD DTD TD 


L জন্যে হয়েছে উপর "আনুক 

Y 2 AC | 240 Vw ৫৫৫ 
ভিত ৫) ৬891 sla গর 
তোমাদের স্ত্রীদের সাথে স্ত্রী মিলন রোযার রাতে 

hy] রর 

Y 

V 


Y বস্তুতঃ আল্লাহ তোমাদের কাজ সহজ করে দিতে চান, কোনরূপ কঠোরতা আরোপ বা কঠিন কাজের ভার 
দেয়া আল্লাহর ইচ্ছা নয়! তোমাদেরকে এ পন্থা বলাহচ্ছে এজন্যে যে, তোমরা রোযার সংখ্যা পুরণ করতে পার 
রাহ ভিতরে রানা ররর মের চোর! এয়ার শেত ও কত হারিছ 
'' প্রকাশ করতে পার এবং খোদার কৃতজ্ঞ হতে পার। 

১৮৬. হে নবী আয়ার বান্দা যদি তোমার নিকট আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তবে তাদের বলে দাও যে, আমি 
তাদের অতি নিকটে । আমাকে যে ডাকে আমি তার ডাক গুনি এবং তার উত্তর দিয়ে থাকি। কজেই আমার 
আহবানে সাড়া দেয়া এবং আমার প্রতি ঈমান আনা তাদের কর্তব্য; এসব কথ্য তুমি তাদের শুনিয়ে দাও; হয়ত 


CLA CA LCE 
EADS 


০৩০৯১৮৯০৯১৯ SS 


১১০৩১ 


তারা প্রকৃত সত্য পথের সন্ধান পাবে। 
Ki ১৮৭ রোযার সময় রাতের বেলা নিজেদের স্ত্রীদের সাথে সংগমকরা তোমাদের জন্যে হালাল করে দেয়া হয়েছে। by 
[ 
Y Y 


9৫০ 


৫ 


হু 


ll NN 
nl 


০০২৩ ০০০০১০০১২১৯) 


পারা.২ 
সত 


BAL 


[টি / ৪ ) টি / C 
Hl ৮ ৮১৪ ০০৩ ডি ্ 8৫০৫ ৩০ 


আল্লাহ জেনেছেন তাদের জন্যে পোশাক 


জন্যে 
1৬ £ Ge এ HCE ৩9 RY SA 
তাই তোমাদের র খিয়ানত করতেছিলে 


পু লং লি 


তোমাদের পোশাক ক 


রি নিজেদের (সাথে) 


718: এড hl BS ৩1222 652৮ CHB 


তোমরা খাও ও রিতার আল্লাহ লিখে দিয়েছেন যা তর তাদের সাথে তোমরা অতএব এখন ং 


) সহবাস কর 
PA ৮৮৩ ভরের ৮ 2/2 A মর 
৬০ 0889 El 7 এ OES > xls HM 
হতে তোমাদের শট হযে যায় যতক্ষণ না 'তোমরা পানকর ও ' 
EE RAT জন্যে 
If | SE Eat শন রণ CL ১৪) 2 ff 
॥ ০১ es 1৮৮1 ৪ ০১৪৫) 92 ১৮৭০ ৯০৪ 
|] পৰ্যন্ত ভোমরা পর্ণ এরপর ফ্জরে কাল, রেখা 
n কর (অর্থাৎ রাতের অন্ধকার) 
নু রণ 2 | ELAM 223 0/2, AZ | ১৫ 
তি ঠ ০৯ 2315 62 2১৯৩ Ss 
মধ্ো এতেকাফে থাক তোমরা, যখন ৫ জি না ০ ৮ 
15 2১:85 ডি 2332 ZED | পা 
2৩৬ » $$ 29) ১১৩৩৬ ০ ৯ 
এভাবে সুত ‘না তাই আল্লাহর  সীমাসমূহ এই মসজিদের 
২ তর 25) Sw ০ অপ 
3 SOS ০৪৩ 5১3 4531 2 Ue ] 
ও তাকওয়া অবলম্বন সা হয লোকদের জন্যে তার নিদর্শনগুলো আল্লাহ স্পষ্ট বর্ণনা L 


তারা তোমাদের পক্ষে পরিচ্ছদ স্বরূপ আর তোমরাও তাদের জন্যে পরিচ্ছদ । আল্লাহ জানতে পেরেছেন যে, 
তোমরা গোপনে গোপনে নিজেদের সাথে নিজেরাই বিশ্বাসঘাতকতা করছ; কিন্তু তিনি তোমাদের অপরাধ “মাফ' 
করে দিয়েছেন ও তোমাদের প্রতি ক্ষমা প্রদর্শন করেছেন। এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস কর :£* 
এবং আল্লাহ যে স্বাদ গ্রহণ তোমাদের জন্যে জায়েজ করে দিয়েছেন, তার আস্বাদন কর; আর রাত্রিবেলা খানা- 
.পিনা কর যতক্ষণ পযর্ত না তোমাদের সামনে রাতের বুক হতে প্রভাতের সাদা আভা সুস্পষ্ট হয়ে উঠে। তখন. 
এসব কাজ পারিত্যাগ করে রাত্রি পযর্ন্ত তোমরা রোযা পূর্ণ করে নাও। আর তোমরা যখন মসজিদে 'এ'তেকাফে” 
লিপ্ত থাকবে তখন স্ত্রীদের সাথে সহবাস করবেনা । জেনে রাখ, এটা খোদার নির্ধারিত সীমা, তার নিকটেও 
যেওনা । এভাবে আল্লাহ তার যাবতীয় আদেশ লোকদের জন্যে সুস্পষ্ট করে বর্ণনা করেন। ফলে তারা ভুল 


আচারণ হতে দূরে থাকতে পারবে. বলে আশা করা যায়। 
EELS সস ০ 


১০০০২০৩০৩০৩ 


সূরা আল-বাকারা.২ _৮৮ পারা.২ 
উদ 


(৫) 12৩ 5 ৩৪৩৬ তে হে 2৩151 9 ্/ 


কাছে তানিয়ে তোমরা ও না এবং 


2৯ 


(না) পেশ কর 
টি ॥ রে Lp এ 
৯৯৩ 0১৬ ৩৭৮ of - ও Ey চাহে 
IR গুনাহের সাথে লোকদের ‘কিয়দংশ যা যে বিচারকদের 
র / 3% টা পপ? ৮1৮৮ ১৩ ০০১০৫ ওরা 2257 
LE 3 ১5০ ৪ ৬৮৬ GOS (০৮1 ৩ KR 
তা তুমি বল নতুন চন্দ্র সম্বন্ধে মা ৬০০৬ জান তোমরা টি রর 
£1৫ 5 রর উট 2, 38 / ৫ ১,১৮৫ 
১ ৮ ০০৩ ১৯] (৯১ ৬ bx 5 (০0) ০1৮০ 
gq তোমরা যে এতে পুণ্য নাই এবং হজ্জের ও মানুষের জন্যে সময় ৬17 
EE  28৮ 4 ১৪৪7 
হি ০ | 9505 ১৪১ CE ol 
তাকওয়া যেকেউ পূণ্য কিন্তু তার পিছনদিক হতে ঘরগুলোতে 


১৮৮. এবং তোমরা পরস্পরের ধন-সম্পদ অন্যায়ভাবে হরণ করোনা, আর শাসকদের সামনে তা এ উদ্দেশ্যে পেশ 
করোনা যে, তোমরা অপরের সম্পদের কোন এক অংশ ইচ্ছে করে নিতান্ত অবিচারমূলকভাবে জেনে গুনে তক্ষণ 
- করার সুযোগ পাবেঃ৭। 

রুকুঃ২৪ 

১৮৯, লোকেরা তোমার নিকট চাদের হাস-বৃদ্ধির কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে। বলে দাও, তা জনগনের সময়- 
তারিখ নির্ধারণের ও হজ্জের নিদর্শন স্বরূপ! তারা এ কথাও বলে যে, তোমাদের ঘরের পশ্চাঙ্দিক হতে প্রবেশ 
কর-এটা কোন পৃণ্যের কাজ নয় প্রকৃত নেকীর কাজ হচ্ছে খোদার অসন্তোষ হতে দূরে সরে থাকা। 


EO ASSL SDN RSL USENET CT SA: 


০১০০ 


সস 


৫৭. এই আয়াতের একটি অর্থ হচ্ছেঃ শাসকদেরকে ঘুষ দিয়ে অবৈধ স্বার্থ লাভের চেষ্টা করোনা । এবং এর দ্বিতীয় 

অর্থ হচ্ছেঃ তোমরা নিজেরাই যখন জানো যে এ অপরের সম্পদ তখন তার কাছে তার নিজ মালিকানার 

৫| . কোন প্রমাণ না থাকার সুযোগে, বা কোন কলা-কৌশলে তোমরা সে সম্পদ হস্তগত করতে পারো, মাত্র এই 

ৃ কারণে আদালতে সে সম্পর্কে মকদ্দমা নিয়ে যেওনা | কেননা হতে পারে মকদ্দমার রুয়দাদ অনুযায়ী ' 
NS 


SS 


বিচারক এ সম্পদ তোমাকে দিয়ে দেবে ; কিন্তু তাতে সে সম্পদ তোমার পক্ষে বৈধ হবে না। 


CEA 


০৮৮০ 


০০১৬৫ RENSSELAER ST SSeS ৯০৯৮১৯৮৯৯৮৯ 


সস SDT 


A 


a EE এ ৫৮৫৮৬ EG পতি তি ১7 12214 


তোমরা সফল হবে আশা করা আল্লাহকে তোমরা 


AMES Ed AL ৫ ৩ 

শন DI aol 
সীমালংঘনকারীদেরকে' ভালবাসেন না আল্লাহ নিশ্চয় :তোমরা সীমালংঘন 
'করো 


3 ৬৫ 22 


১2 ০১ ১3 


অতএৰ তোমরা নিজেদের ঘরে সম্ুখ-দুয়ার দিয়েই আসা-যাওয়া করবে। অবশ্য সেই সাথে খোদাকে ভয় করতে 
থাকবে, সম্ভবতঃ তোমরা কল্যাণ লাভ করতে সমর্থ হবে৮। 

১৯০. তোমরা খোদার পথে তাদের সাথে লড়াই কর, যারা তোমাদের সাথে লড়াই করে। কিন্তু সে ব্যাপারে 
বাড়াবাড়ি ও সীমা লংঘন করো না, কেননা আল্লাহ সীমা লংঘণকারীদের পছন্দ করেন না। 

১৯১. তাদের সাথে লড়াই কর, যেখানে তাদের সাথে তোমাদের মোকাবিলা হয়; এবং তাদেরকে সে সব স্থান 
থেকে বহিষ্কার কর যেখান থেকে তারা তোমাদেরকে বহিষ্কৃত করেছে। এ জন্যে যে, নরহত্যা যদিও একটা অন্যায় 
কাজ, কিন্তু ফেতনা-ফাসাদ তা আপেক্ষাও অনেক বেশী অন্যায়৫৯। 


PP ES Ff, 


৫৮. আরবে প্রচলিত অসংখ্য কুসংস্ক৷রাচ্ছন্ন রসম-রেওয়াজের মধে, এ প্রথাও ছিল যে, তারা হজ্বের জন্য এহরাম 
বাধলে আর নিজেদের ঘরে নির্দিষ্ট দ্বারপথ দিয়ে প্রবেশ করতো না; বরং পিছন দিক দিয়ে দেওয়াল 
টপকিয়ে বা খিড়কীতে দেওয়ালের মধ্যে পথ বানিয়ে প্রবেশ করতো । শুধু তাই নয়, এ ছাড়া সফর থেকে 
প্রত্যাবর্তন করেও তারা নিজেদের ঘরের পিছন দিকের পথ দিয়েই প্রবেশ করতো । আলোচ্য আয়াতে এরূপ 
প্রথার কেবল প্রতিবাদই করা হয়নি, বরং সকল রকমের কুসংস্কারের উপর এই বলে আঘাত হানা হয়েছে 

যে, এই সমস্ত রসম ও প্রথার মধ্যে কোন পুণ্য নেই । আল্লাহকে ভয় করা ও তাঁর নির্দেশ অমান্য করা থেকে 
বেঁচে থাকাই হচ্ছে প্রকৃত পুণ্য । 

৫৯. এখান ‘ফেতনা’ -এর অর্থ হচ্ছে মিথ্যাকে ত্যাগ করে সত্যকে গ্রহণ করার কারণেই মাত্র কোন ব্যক্তি বা দলের 
প্রতি অত্যাচার করা। 


সুরা আল-বাকারা.২. ৯০ পারা.২ 
দির তিতির রিচা রি ০ 
[হজ ৰ Ceca AT ৯৮৯৯০ ৮৯৯৮৯ TY). ২১০৯ 


es AES টির রা ১৩ 


1 শিপ হারামের কাছে ' তাদের সাখেরত করে না এবং: 


ie 2 ALY Af 
© Ci j) Hs DSS et 35 SBS 5 
শাস্তি 


A 
EE (ee রা যাবা সা ত্ব্ঞদ | 


< তন ZL {fh 


৪১০৪» ০ %51 OF 1 


1১3 তোতা মেহেরবান ক্ষমাশীল আল্লাহ রে তারা বিরত ৬ 
৩টি 
টি 


১ 
পর ০৮৮ 2 ৫ 
| ৪. ০১০ Hf eG (৮ ১ ৩১৬৬ 
তি পবিত্র উপর ছাড়া আক্রমণের 
রর 
বদলা (রয়েছে) সমস্ত পবিত্র বিষয় এবং পবিত্র 
(লংঘনের) 


N 

১ 

এ 

bb 
০০557 


95255552055 


PD 


আর মসজিদে হারামের কাছাকাছি তারা যতক্ষণ পযর্ন্ত তোমাদের সাথে লড়াই করবেনা, ততক্ষণ তোম রাও 
লড়াই করোনা । কিন্তু তারা যদি সেখানেও লড়াই করতে কুষ্ঠিত না হয়, তবে তোমরাও অসংকোচে তাদেরকে 
হত্যা কর। কেননা এধরনের কাফেরদের এটাই যোগ্য শান্তি । 
১৯২. তবে পরে যদি বিরত হয়, তবে এ-কথা জেনে রাখ যে, আল্লাহ ক্ষমাগ্রহণকারী ও অনুখহশীল। 
১৯৩. তোমরা তাদের সাথে লড়াই করতে থাক যতক্ষণ না ফেতনা চূড়ান্ত ভাবে শেষ হয়ে যায় ও দ্বীন কেবলমাত্র 
খোদার জন্যেই নির্দিষ্ট হয়। তার পরে যদি তারা.বিরত হয়, তবে বুঝে নাও যে, কেবল মাত্র যালেমদের ছাড়া 
আর কারো উপর হস্ত প্রসারিত করা সংগত নয়। 
১৯৪. হারাম মাসের বিনিময় হারাম মাসই হতে পারে এবং সমস্ত “হরমাত'ই তুল্যভাবে মানতে হবে*০। 


=, 
ERC 


তা 


বছ 


0৬,০২৯ 


৬০. হযরত ইব্রাহীম (আঃ) -এর সময় থেকেই আরববাসীদের মধ্যে এ নিয়ম প্রচলিত ছিল যে, যিলবৃদ, যিল-হজ্ব 
ও মহরম এই তিন মাস 'হজ্বের' জন্য ও রজব মান 'উমরার' জন্য নির্দিষ্ট ছিল । রা 
নরহত্যা, লুঠতরাজ প্রভৃতি ধ্বংসাত্মক কাজ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল; কাবার যিয়ারৎকারীগণ যেন শান্তি ও 
নিরাপত্তার সঙ্গে খোদার ঘর পর্যন্ত পৌছাতে পারে ও যিয়ারত শেষে নিজেদের ঘরে নিরাপত্তাসহ ফিরে 
যেতে পারে । এই নিয়মের ভিত্তিতে এই মাস চারটিকে "হারাম" মাস নামে অভিহিত করা হতো । 
[1৩০555৬3২০০ ৪৩০৩১৩০৬৩০১ DDD 


বড 


০ 


সপ পাপী সপ্ত ্ীস শ্শাীপাীপীশ্পীী শশী শাশিম্পিশী পাশা পপি 


৩৬৩৩ ৩৩৬৩৫০৫৬5222552552255 
৮ 

৫ পারা বি পাপ p 
J S| (০০১৪০ এ৩০ 15 ৩৩০ 25 Ul টা 


| বাড়াবাড়ি করেছে যেমন অনুরূপ তার উপর রা তোমাদের উপর বাড়াবাড়ি করবে. ঘেঁ তাই 
রত 21728715527 ৮ ACL 
Ae ১১১৪, | 7০ abl 1 চি রি রম 1১25 EAT শা j 
মুত্তাকীদের সাথে আল্লাহ যে হরর! ক এবং আল্লাহকে ৮০০৪৯ এবং তোমাদের উপর |৮. 
i টু 
A বিঃ ৮.১ রি ূ 
র ৫, লিড 183 22 EN 0181 ১ fl 
দিকে তোমাদের হাতে ১2551 না এবং আল্লাহর তোমরা খরচ এবং 
(নিজেদেরকে) ৰ 
AA DON AT be ES / ee (24 
SOS তা ৩1৯৬০] 5 t 4 
অনুষহকারীদেরকে ভালবাসেন আল্লাহ নিশ্চয় . তোমরা অনুখহ এব ০০ 


AALS 2 পি রা পাও 
যাতবে তোমরা বাধাগ্রস্ত হও অতনর টু ও হজ্জ তোমরা এবং 
যদি জন্যে পূর্ণ কর 


222 2% ZG পা পার্ট পাঠিত ৩ 
2 230 BSS ১০ 3 এ ০১ (১০ ১৮০০ 


যতক্ষণ না তোমাদের মাথা ত 
মুণ্ডন PE পেশ কর) 
পণ 


৮21০ AS 


তার স্থানে কোরবানী পৌছে 


কাজেই যে তোমাদের উপর হস্ত প্রসারিত করে, তোমরাও অনুরূপভাবে তাদের উপর হস্ত প্রসারিত করবে; 
অবশ্য খোদাকে ভয় করতে থাক এবং এ কথা জেনে রাখ যে, আল্লাহ তাদের সংগেই রয়েছেন, যারা তার নির্দিষ্ট || 
সীম! লংঘন হতে দূরে সরে থাকে । 
১৯৫. খোদার পথে সম্পদ ব্যয়কর এবং নিজদের হাতেই নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না; ইহসানের | 
পথ অবলম্বন কর, কেননা আল্লাহ মুহসিনদেরকেই পছন্দ করে থাকেন। 

১৯৬. খোদার সন্তোষ বিধানের জন্যে হজ্জ ও উমরার নিয়ত করবে, তখন তা পূর্ণ করবে, আর কোথাও যদি | 
পরিবেষ্টিত হয়ে পড়, তবে যে কোরবাণীই সম্ভব তাই খোদার উদ্দেশ্যে পেশ৬১ করে দাও এবং নিজের মাথা | 
মুড়িওনা, যতক্ষণ না কোরবাণী তার নির্দিষ্ট স্থানে পৌছে যায়। 


নল 55255585522 
নি 
কি 
গর 


৬১. অর্থাৎ যাদ পথে এয়ন কোন কারণ ঘটে যার জন্য আর অগ্রসর হওয়া সম্ভব না হয়, এবং নিরূপায় হয়ে থেমে 
যেতে হয়; তবে উট, গরু, ছাগল- যে জন্তুই পাওয়া যায় খোদার নামে তা কোরবানী করা । রর 
৩5০5৮৬৯১৮১৪ 


৯২ পারা.২ 


হত 52535১১৯১৯৯ 
DARK FR EG MELD A NLL AE DAL A 
(52 ৬১1 4 21 ৩505 9৪ 06 ০৮ [| 
অসুখ তার আছে বা পীড়িত তোমাদের মধ্যে হ্য় যে অতঃপর 
~ 22 24 EA রা রত ? 
i ₹৬৬১ 21 4৩৩০ ১1 29 ৬ 2৮ 
A অতঃপর (কোরবানী ৰা সদকা বা টি 
(ঘোরা) 6 
টবে রি LCL 2414 ১2৭2 / 
Ee 2 ছি Ey বি ই ৭০2 | 
ফায়দা নিতে যে তখন তোমরা নিরাপদ 
চায়. হও র্‌ 
24% এর 
EE তিন রোযা চল পার না টি কোরবানী ২) 
! ; 2 a রে 4 এটার ন A 
NY EEG Bir dA ES 222৫ 
j > ৮০৩ ৮৯৮ ডু ৮৯১ 1১, Law 5 | 
: পূর্ন এই তোমরা ফিরবে যখন সাত 
(থা রাখবে)“ দিন) | ১1 
fi 2৮ তা 3 22 2 রি AJ? 
না ৮ ০1১৯০) Vm (9৮9৩ 2১] রি ঠ 
হারামের পরিজনবর্গ হয় লা | 
pt 
[e 7 22. উঠি রে কর্ণ 2 / 
(০১৯) Wis 01 ও) 1১৮1 5 al ] 
২ (মন্দ কাজে7) কঠোর আল্লাহ যে তোমরা জেনে এবং আল্লাহকে 
ন 
'N 
" 4 
্‌ কিন্তু যে ব্যক্তি রুগ্ন হবে, অথবা যার মাথায় কোন 
উ] অসুখ হবে এবং এ কারণে মাথা মুড়িয়ে ফেলবে, 'ফেদিয়া' হিসেবে রোযা রাখা, অথবা সাদকা দেয়া কিংবা 4 
কোরবাণী১২ করা তার কর্তব্য । অতঃপর যদি শাস্তি স্থাপিত ও নিরাপত্তা লাভ১৩ হয় (এবং তোমরা হজ্জের পূর্বেই | 
মক্কায় পৌছে যাও) তবে তোমাদের যে-ব্যক্তি হজ্জের সময় আসা পর্যন্ত উমরার ফায়দা খুহণ করবে, সে যেন | 
/ 


সামর্থ অনুযায়ী কোরবাণী দেয়, আর কোরবাণী দেয়া সম্্ব না হলে সে তিনটি রোজা হজ্জ্বের সময়ে আর সাতটি 
ঘরে ফিরে-এই মোট দশটি রোযা রাখবে । এ সুবিধাটুকু তাদের জন্যে দেয়া হচ্ছে, যাদের ঘরবাড়ী মসজিদে- 
হারামের নিকটে নয়। খোদার এই আদেশসনূহের বিরুদ্ধতা হতে দূরে থাক এবং জেনে রাখ যে, আল্লাহ কঠিন 
শাস্তিদাতা। 


৬২. হাদিস দৃষ্টে জানা যায়, নবী করীম (সঃ) এই অবস্থায় তিনদিন রোযা রাখার, অথবা ছয়জন দরিদ্রকে খাদ্য 

খাওয়ানো কিংবা কমপক্ষে অন্ততঃ একটি ছাগল যবেহ করার নির্দেশ দিয়েছেন। 
2১১ 
৩ হত 


5০৩৩০৩০৩০৩০ 


ৃ র 
নি 5 =~ এ 1 HE ES 


তোমরা কর যা এবং মধ্যে কলহ-বিবাদ না এবং অন্যায় আচরণ না এবং যৌন সম্ভোগ করবে 
করবে করবে (হজ্জের সময়) 
DD EEL ১:8৫ 58৩ 27426 247 2 
১91 পু ২১১১1555702 চা Al ১ 59 
পাথর নিশ্চয় তবে তোমরা পাথেয় এবং আল্লাহ তা জানেন কল্যাণ 
(হল) সাথে নাও, 
৮ টি এ 2, ৮ 


৩৩৩৬৩ 
2 
© 
C 
€২ 
৬ 
না 
ভিত 
৬ 
তে 
G 
৮: 
oe 
ঢু 
হু SSS 


কর যখন' 


| 

IR হারামের “ মাশআরিল কাছে আল্লাহকে তোমরা স্বরণ কর আরাফাত থেকে 
i (মুজাদালেফায়) 
রি 

|) 
রুকুঃ২৫ 


25১22 


১৯৭. হজ্জের মাসসমূহ সকলেই জ্ঞাত। যে ব্যক্তি এই নির্দিষ্ট মাসসমূহে হজ্জ্বে নিয়ত করবে, তাকে এ দিক দিয়ে ঠ$ 
সতর্ক থাকতে হবে যে, হজ্জবকালীন সময়ে তার দ্বারা যেন কোন পাশবিক লালসা তৃপ্তির কাজ, কোন ভ্রেনা- 
ব্যাতিচার, কোনরকমের লড়াই-ঝগড়ার কথাবার্তা অনুষ্ঠিত না হয়। আর নেক কাজ যা কিছুই তোমরা করবে, 
খোদা সে সম্পর্কে ভালভাবেই অবহিত হবেন। হজ্জের সফরের জন্যে পাথেয় সংগে নিয়ে যাবে, আর 
পরহেজগারীই হচ্ছে সবচেয়ে উত্তম পাথেয় । অতএব হে বুদ্ধিমান লোকেরা, আমার নাফরমানী হতে বিরত থাক। 
১৯৮. আর হজ্জের সংগে সংগে তোমরা যদি তোমাদের খোদার অনুগ্রহও সন্ধান করতে থাক, তবে তাতে কোন 
দোষ নেই৩৪। তারপর যখন আরাফাতের ময়দান হতে রওনা হবে, তখন 'মাশয়ারে হারাম' (মুযদালফা)-এর 
নিকট থেনে খোদাকে স্বরণ কর, 


উস 


La ANNAN Aa tS 


৬৪. নিজ প্রতিপালকের ফযল (অনুগ্রহ) মন্বেষণ করার অর্থ হজ্বের সময়ের মধ্যে জীবিকা অর্জনের জন্য কাজ 
করা। 
লেনে ৩ কু 2০7 


লক 


২০ 


সুরা আল-বাকারা.২ 


re as a Navona Ta ATTA TAT 222 


তখন তোমরা তোমাদের হচ্ছের 
ie স্বরণ করতে আল্লাহকে স্মরণ করবে! 


54 হি 2): রত 
EU 2 ১ ৬৯১ 
জিভে, এলে Sal (এন আছ) নি 575: 


ll 
. PA Pe রত ডে রি বনি 
অংশ কোন এ ১৫০১০১০০০০১ ৬৪ 


তেমনিভাবে স্মরণ করবে যেমন করার জন্যে তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। অন্যথায় এর পূর্বে তো 

তোমার! পথভ্রষ্ট ছিলে । 

১৯৯, অতঃপর যেখান হতে সবলোক প্রত্যাবর্তন করে সেখান হতে তোমরাও প্রত্যাবর্তন কর এবং খোদার সিকট” 

WY ক্ষমা প্রার্থনা কর ৬৫; নিশ্চয় তিনি ক্ষমাশীল ও অনুগ্রহকারী। 

| ২০০. এভাবে হজ্জের সমস্ত রুকন যখন আদায় করবে তখন পূর্বে যেভাবে তোমরা তোমাদের বাপ-দাদাদের 
স্বরণ করতেছিলে এখন সেভাবেই- বরং তাহতেও অনেক বেশী খোদার স্মরণ কর (অবশ্য খোদাকে ম্বরণকারী 
লোকদের মধ্যেও অনেক পার্থক্য রয়েছে); তাদের কেউ এমন আছে, যে বলেঃ হে আমাদের খোদা, এ দুনিয়ায়ই 
আমাদের সব কিছু দান কর। বস্তুতঃ এরূপ লোকদের জন্যে পরকালে কোন অংশই প্রাপ্য হতে পারে না। 

৬৫. হযরত ইবরাহীম ও ইসমাঈল (আলাইহিমুসসালামের) কাল থেকে আরব দেশে সাধারণ পরিচিতি ও প্রচলিত 
হজ-পদ্ধতি ছিলঃ লোকেরা এই যিলহত্তে মিনা থেকে আরাফাতে গমন করতো, এবং রাত্রে সেখান থেকে 
ফিরে এনে মুষদালিফায় অবস্থান করতো । কিন্তু পরবর্তীকালে যখন ধীরে ধীরে কোরায়েশদের ব্রাহ্মণ্য 
প্রভৃত্ব ও প্রধান্য কয়েম হয়ে গেলো তখন তারা বললোঃ আমরা হলাম হারাম শরীফের অধিবাসী । সাধারণ 

রা লোকদের সঙ্গে মিলে আরাফাত পর্যন্ত যাওয়া আমাদের পক্ষে মর্যাদা-হানিকর । সুতরাং তারা নিজেদের 
রী TE TE ও 
আসতো ও সাধারণ লোকদেরকে আরাফাত পর্যন্ত যাওয়ার জন্য ত্যাগ করতো । আলোচ্য আয়াতে তাদের পপ 


সু তর 28 ১৫৫ রি ৫ 
ঃ 
Es 


এই আভিজাত্য-গৌরব ও অহংকারের বু 
১১৩৩৩৬৪৩৬৩৩ ৩৫৩৩৩১০০০৮৪ ১১৩৪ 


ত স্পা লাশ লাকী লাল লাল ল্ীীল্ী িশিলি শীত শত ৯৮৮ 2০১ ৮০৮০ -্াঁললশ্ট্ললল I পক + 


29 ৩ রত A ~ Ed 
| 4 চে প্রা, A ৰ 
হিরা 
₹ যা (তয় স্থান) দেন্ত এব লোক এ ॥ 
€ পাঠে৬ ও 2 AA A 2 BEN 9 রত 
৮ % 21159 2 9০১০ mo 201 ৩ Kl 
দিনগুলোতে ডা তে কয নর । হিসাব নিতে সি আল্লাহ আর 
পে 2, 2 EEA LANES ৮৫৮ এপ 22722 
LW ০১০50 ০৪৬৩ ৩ ৮৬১১৩৬ 
কোন গুনাহ নাই তবে ১০১ তাড়াতাড়ি করে যে অতঃপর “নির্দিষ্ট সংখ্যক 


1০2 রত ৩ পর ALND EAL SZ 
৬৯ 


৮৪০1 0 YEE SL DW 2602 2 ৫৩5 


তাকওয়া অবলম্বন তার জন্যে তার উপর কোনগুনাহ তাতেও বিলম্ব করে যে 
bas যে নাই (ফিরে) 


ANG ১৮ রব EE BLL OLN 2 4 

O ১৬০) 2৯ ~~! 1৯৮১০] 5০১০ 1527 ১ 

একত্রিত করা হবে তারই দিকে যে তোমরা জেনে এবং আল্লাহকে তোমরা এবং 
তোমাদেরকে রাখ মন 


১১252০১৩০55 


২০১. আর কেউ বলেঃ হে আমাদের খোদা, আমাদেরকে এ দুনিয়ায়ও কল্যাণ দান কর এবং পরকালেও 
আমাদেরকে কল্যাণ দাও, আর আগুনের আঘাব হতে আমাদেরকে রক্ষা কর। 
২০২. এ ধরনের লোক নিজেদের কাজ অনুযায়ী (উভয় স্থানেই) অংশ লাভ করবে; বস্তুতঃ হিসাব সম্পন্ন করতে 


খোদার বিন্দুমাত্র বিলম্ব হয় না! 
২০৩. এই গুনতির কয়েকটি দিন, আল্লাহর স্বরণেই তোমরা কাটিয়ে দাও। যদি কেউ তাড়াতাড়ি করতে গিয়ে 


দু'দিনেই ফিরে আসে, তবে তাতে কোন দোষ নেই, আর যদি কেউ একটু বেশীক্ষণ অবস্থান করে প্রত্যাবর্তন 
করে, তবে তাতেও কোন আপত্তির কারণ নেই১ _ অবশ্য এ দিনগুলি যদি সে তাকওয়ার সাথে যাপন করে। . 
খোদার নাফরমানী হতে দূরে থাক এবং নিশ্চিত জেনে রাখ, একদিন তাঁরই দরবারে তোমাদের উপস্থিত হতে 


হবে। 
৬৬. অর্থাৎ “আইয়ামে তশরীকে”- মিনা থেকে মক্কার দিকে প্রত্যাবর্তন ১২ই যিলহজ্ব তারিখে হোক বা ১৩ই 


যিলহজ্ব তারিখে হোক- কোন অবস্থাতে দোয নেই। 
৫০০১০১১১০১০ 


তু 


০৩৫৩২ 


৯২২২০ 


৩৩৩ 


Y 
Y 


পারা.২ 


ভে 
৫ 22152 9৫ 2৫ রি ৰ রর 
ৃ ১০ 


৬৩৯৯, ৩০ ৬৪ 2 


তার কথাবার্তা তোমাকে চমৎকৃত যে লোকদের মধ্যে এবং 


% 1 5 ৪৪০০৪ 
ঝগড়াটে 


সে চেষ্টা সে বর্তৃত্ব যখন এবং 


LSM EAE GE 
শস্যক্ষেত 


আল্লাহ এবং জীব-জন্তুর বংশ ও ধ্বংস করতে ও তারমধ্যে 


22 ১৪ ভর 25 LN টি 
করে ঘরে প্লাহকে তয় কর তাকে 'বলাহয় যখন. এবং ফাসাদ 


২০৪. মানুষের মধ্যে এমন লোকও আছে, যার কথা এই পার্থিব জীবনে তোমাদের খুবই তাল লাগে এবং নিজের 
'নিয়ত' সৎ হওয়া সম্পর্কে সে বার বার খোদাকে সাক্ষী বানায়, কিন্তু প্রকৃতপক্ষে সে সত্যের সাংঘাতিক শক্র। 
২০৫. যখন সে ক্ষমতা লাভ করে৬+ তখন পৃথিবীতে তার সমগ্র শক্তি এ চেষ্টায় নিয়োজিত হয় যে, কি করে সে 
দুনিয়ায় অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে, শস্যক্ষেত ও জীবজস্তুর বংশ ধ্বংস করবে...... অথচ আল্লাহ (যাকে সে 
কথায় কথায় সাক্ষী বানায়) অশান্তি ও বিপর্যয় মোটেই পছন্দ করেন না। 

২০৬. এই ব্যক্তিকে যখন বলা হয় যে, আল্লাহকে ভয় কর, তখন তার নিজের মান রক্ষার চিন্তা তাকে পাপ পথে 
মজবুত করে রাখে। এ ধরণের লোকের পক্ষে জাহান্নামই যথেষ্ট; যদিও তা অত্যন্ত খারাপ স্থান। ৰ 


2২৩৭০৭৩০১০০০১০৭০৫৩০5০১৩৩ 


ও 


৩৩০৩৩০৩৫৩৩৩ 


কে 


ER 


CACO TT 


তি 


র্‌ ৬৭. দ্বিতীয় প্রকার অনুবাদ এও হতে পারে যে- “যখন সে ফিরে যায়” অর্থাৎ সে ব্যক্তি ভাল ভাল ও চমৎকার 
y চমৎকার কথা বানিয়ে যখন ফিরে যায় তখন কার্যতঃ এ-সব অপকর্ম করে। 


ERTS ETERS 


চস 
নেও 


৫ 


হু হু হু হু 2৩৩০: 


শৃরা আল-বাকারা.২ ৯৭ পারা.২ 
AEST ETS A ARTS SS 
?) | ul ANA প 2 22582 3 54 টি ত A Pd 

s 40) ০০2১০ HE AB ৩১৯৫ ০2 AY 02 2 
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার জান-প্রাণ বিক্রয় করে যে , লোকদের মধ্য এবং 
রি, 27) 22 নি ৮৮ 2 26 ১৫ 2৬ 
১5১ 1১০1 GN GBT ৪স৬ EI এ) 
তোমরা প্রবেশ ওহে এ ধরনের 


ঈমান আল্লাহ 
'কর এনেছে বান্দাদের সাথে i a 


J 


= রে 
৮১০০০৯০১০০4 সুর 


পু ৬৬১ 


i । ৩ রি ণ ]1%-5 ৯০৪ 4৫. | ন 2 4৫ সার্ট ্ 
১৯৯৭ ৬৬১৯ 1585 3 ৮৪০১6 
শয়তানের পদালোর. ভোমরা অনুসরণ না এবং -সপূর্তবে to মধ্যে 


রত 5) 5 ৬৬ 595 OE % 
৬০৫০৪ ০৫ ৩6 964 ৫৫ ৮৫ 4% 


যা (এর) পরেও ‘তোমরা পদস্বলন অতঃপর নে শত্ৰু তে সে নিশ্চয় 

কর “যদি জন্যে 

RS LCE A ANE 255 Lu 5 
ES Aj DWI OEE EX ওঃ 
মহা 2 ০ রি নর ১ 
A মহাবিজ্ঞ মহাপরাক্রমশালী. আল্লাহ যে ভিজে সুস্পষ্ট হেদায়াত তোমাদের কাছে 


২০৭. অপর দিকে মানুষের মধ্যেই এমন লোক রয়েছে যে, কেবলমাত্র খোদার সম্তোষ লাভের উদ্দেশ্যেই নিজের 
জীবন-প্রাণ উৎসর্গ করে, বস্তুতঃ আল্লাহ এসব বান্দার প্রতি খুবই অনুগ্রহশীল। 

২০৮. হে ঈমানদারেরা, তোমরা পূর্ণরূপেই ইসলামের মধ্যে দাখিল হও১৮ এবং শয়তানের পদাংক অনুসরণ 
করোনা, কেননা সে তোমাদের প্রকাশ্য দুশষন। 

২০৯. যে সব সুস্পষ্ট হেদায়াতের বাণী তোমাদের নিকট এসেছে তা পাওয়ার পরও যদি তোমাদের পদস্বলন হয় 
তবে ভাল করে জেনে রাখ যে, আল্লাহ সর্বজয়ী শক্তিমান এবং সর্ববিষয়ে বিজ্ঞ ও প্রতিভাশীল। 


"৮ ঁু শী শ শীক্াশী শশী) লুল 


টু 


৩০৬০৫ 52 


২ 


৬৮. অর্থাৎ কোন প্রকার সংরক্ষণ ও ব্যতিক্রম ছাড়াই তোমাদের সমগ্র জীবনকে ইসলামের নিয়ন্ত্রণে আনো । 
নিজেদের জীবনকে বিভিন্ন বিভাগে বিভক্ত করে কয়েকটি বিভাগে তোমরা ইসলামের অনুবর্তী হবে, আবার 
কয়েকটি বিভাগকে ইসলামের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখবে- এরূপ যেন না হয়। 


টু সুপ দু 


7 po 


RARETIERARARLANENR ERE 


০০০০২১০০১৮৯ 


শব্দার্থে কর-১/১৩__ 


পর, 


সূরা আল-বাকারা.২ | ৯৮. পারা, 


চস EE TES 


oY পু 
? EEA 7 99৮6৫ এর্প (323422 টার 
AG ০৮ 0 4) 2৩৩ OIL 0505 ০ 
A হতে ছায়ার মধ্যে আল্লাহ ১০ যে এছাড়া তারা অপেক্ষা করছে কি 
রর রন ০০ 2 Ce 2 ধর্লে পদ / টো 
[2 ৫৮ 2 ৮2০ 5 2 জভিউ্ 22 
A আল্লাহর 'দিকে এবং সব কাজের যা আর ' ফেরেশতারাও এবং মেঘমালা 
র্‌ 
Ae ৮০০ 272% 


তাদেরকে দিয়েছি কতবেশী ইসরাঈলদেরকে বনী সব ব্যাপার প্রত্যাবর্তিত 


29121 ১ 213) পর ভা নর 2) তু 
| PSS SH (5 5৫ ০৭ ODM pr 
জিজ্ঞাসা কর 
CSS ON 05 ১9 BC 
f আল্লাহর নেয়ামতের পরিবর্তন করে যে এবং নিদর্শন 
পপ 2 9৩ ন AL রে ডি ৩ রণ সপ্ত ৬৩ 
৪ -০ ৩২৬৯০ 40 90 এগ L ৬৫:১০ 
ও তখন 


(অন্যায়ের) "কঠোর আল্লাহ তখন ‘তার কাছে এসেছে যা (এর) পরেও 


রতি ই তরি 2 2% 1০5 ০১9৫৫ শির, পণ অ 
০১০০ 5 CO 8৮০] AS CNN OLS 
পার্থিব রা 


তারাব্দ্রিপ করে ও জীবনকে কুফরী করেছে তাদের জন্যে সুশোভিত 


২৩৫৩৩৫০৩৩৫৩ 


(যারা) করা হয়েছে 
t ALD TLR A 25) [A AMA 4 
2৮238 BB GL TAA GN 92 
* দিনে তাদের উপর তাকওয়া যারা অথচ ঈমান এনেছে (তাদেরকে) 


A ১৫৫ ৫ > 224 PL রণ ৮১৫1 ০০7 
৪০১৩৯ 2 ০৩02 0255 Ml dod 
_.কোন হিসাব ব্যতীত তিনিচান যাকে রিজিক দেন আল্লাহ এবং কিয়ামতের 
২১০. (এ সমস্ত মূল্যবান উপদেশ ও হেদায়াত দেওয়ার পরও যদি মানুষ সত্যের দিকে ফিরে না আসে তবে) 
তারা কি এখনো এ অপেক্ষায় বসে আছে যে, আল্লাহ মেঘমালার ছত্র লাগিয়ে ফিরেশতাদের সাথে নিয়ে নিজেই 
সামনে এসে উপস্থিত হবেন এবং সব কিছুর চূড়ান্ত ফয়সালাই করে দিবেন?-শেষ পর্যন্ত সমন্ত ব্যাপার তো 


শে হুক হত 


রুকু 
AE 


৪ 


/ 
& 


DOD) 


১৯৮) 


০২৯৮৯৯৮৯৮৯৯ 


২০১২৩ 


ঃ 


ৃ 


| 


র 


সুরা আল-বাকারা.২ ৯৯ পারা.২ 


হুল DD AS Se aT na SD TTD TDD Te TDS) 


z A 
Fr) ৩৬5 9৭ তরি A ৫ 4 ৫5 SAL পণ নিট 
(তাদের পথভ্রষ্টতার উম্মত 
A নবীদেরকে আল্লাহ (তাদের প ডর একই সব মানুষ না A 
fi পা) poe LA তার রণ পাও ১49 রণ (5১:70:52 রঃ 
বৃ LS) 0০১৮1 ৯)৯ ০) ৬১০৮৭ 5) ৬১১১০ f 
A কিতাব তাদের সাথে নাধিল করলেন এবং সতর্ককারী ও সুসংবানদাতা fh 
f (হিসেবে) 
{ রা নিতেও 7 ও AANA Ud ই 
| ১০১ 1৩৯ G3 ০১৩) ০৫ ০৬ GL ৰা 
টু: তারমধ্যে . তারা মতভেদ (সে বিষয়ে) লোকদের মাঝে ফয়সালার জন্যে “সত্য সহকারে 
A করেছিলে যা : A 
fl 2/ 2) EY পপ 9:5৫ 5 NER রব 7 
| 5৩2 5৯3 CG 9৮ £ ০516 5 (| 
পরে তা রিল যাদের "এছাড়া তার মধ্যে মতভেদ করে নাই এবং 
১৬ পা পর ০1777 রা 


2১ CUD ০৯৪ ৩৩4 ৩১১৯] ৮৪? 


আল্লাহ্‌ পথ দেখালেন অতঃপর তাদের মাঝে ১১১) স্পষ্ট নি্র্শনগুলো তাদের কাছে এসেছে 
কার 


:2 প্র রে ক 
9১৬ উষ্০ 02 এ Bel তত Lol 
তারা মতভেদ দিরকে) 


তার অনুমতিক্রমে সত্য থেকে ভার মধ্যে 


NX 
6২ 
হ 5 ২ 
2 


০৩ 
®ঠ 
N 
৫ NN 
৫ 
টু 
ডি 
C= 
১০৯ 
6৯ 
\ 
নি 
ও 
টং 
£ ৮০ 
2 
E— 
৬৬ 
DDD DPE 


ACES 


২১৩. প্রথমদিকে সবমানুষই এক পথের অনুসারী ছিল (উত্তরকালে এ অবস্থা বর্তমান থাকতে পারেনি, বরং 


১০০০০০৯৮৯১১ 


y পরম্পরে মতভেদের সৃষ্টি হয়েছে)। তখন আল্লাহ নবী প্রেরণ করলেন। তারা সঠিকপথের অনুসারীদের জন্যে র্‌ 
ly সুসংবাদদাতা ও বক্র পথের পথিকদের জন্যে আযাবের ভয় প্রদর্শনকারী ছিল এবং তাদের সাথে সত্যগ্রস্থ নাযিল WY 
\ করেন; যেন সত্য সম্পর্কে লোকদের মধ্যে যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল, তার চূড়ান্ত ফয়সালা করতে পারে (এবং 
[| এসব মতবিরোধ একারনে সৃষ্টি হয়নি যে, প্রথম দিকে লোকদেরকে প্রকৃত সত্যের কথা জানিয়ে দেয়া হয়নি)। b 
3 মতবিরোধ তারাই করেছিল, যাদেরকে মুল সত্য সম্পর্কে অবহিত করানো হয়েছিল। তার উজ্জল নিদর্শন, সুষ্পষ্ট | 
র্‌ পথ-নির্দেশ লাভ করার পরও শুধু এজন্যেই সত্যকে ছেড়ে বিভিন্ন পথের আবিষ্কার করেছে যে, তারা পরম্পরে Y 
আত বাড়াবাড়ি করছেই দৃঢ় ছিল। অতএব যারা নবীদের তি ঈমান আনল তাদেরকে আ্লাহতা'আলা 
নিজের অনুমতিক্রমে সে সত্যের পথ দেখালেন, যে সম্পর্কে লোকদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছিল। বস্তুতঃ ্ 
আল্লাহ যাকে ইচ্ছে করেন সত্যের পথ দেখিয়ে দেন। ৰ 
২৯৯১১০০০১১১ 


সুরা আল-বাকারা.২ 95 পারা.২ 


সন 
hy! PER EXAY টা হে 12৩৩ {0 টার A | Al 
085 ৮৩৬ ভু 5 Axl 1৩৩৬৬ ul > 1 
A (তাদের) তোমাদের আসে এখনও অথচ জান্নাতে তোমরা প্রবেশ যে তোমরা মনে কি | 
রঃ ২১4 5 ৯ ৮7 ১৮০ 22. দি 
0০ তেও 22555 ৮2৩5 ০০ 0 সুতা 
>) (3 ৮ রে 
? ও লি তাদের স্পর্শ করেছিল তোমাদের পূর্বে গত হয়েছে যারা 
A ১৯ এ (225 5,112 রিও 
A CRN 2 ০৮9), 9282 ৬০15 5 #2! ? 
h যারা এবং রসূল বলল এমনকি তাদের কম্পিত এবং বিপদ-মুসিবত A 
€ করা হয়েছিল নি 
রর ৮০৫ রে টি ১ রর 104 22) : KA 
1722 
; সাহায্য ii লেখে আল্লাহর সাহায্য বে তার সাথে টি 
4 সি পি র্ হি 2 
৮৪০1 ৩5১ ORES BL ৬92 ৬৩5 
তোমরা খরচ কর যা তুমিবল . খরচ করবে তারা কি তোমাকে তারা নিকর্টে {+১ 


প্রশ্ন করে 

2 পো ৮ / 1 ১১৮৮ 2০০ রা 22 24 2৬ 
১১৯ 2 Sls ১৯১ 575058155০০ ০০ 
অভাব হতে 


টি রর 


ও ইইয়াতীমদের ও 'আত্বীয়-স্বজনদের এবং পিতা-মাতার তা ধন-সম্পদ 
জন্যে 


১৩৫৩০৩৫৩০৩-১২৮৯৮৯৮১৮৯৯৯১৯১৯৯৯৬৩০৩৩৫ 
দু 
%৬ ৬ 
6 
তি 
6 ob * 


২১৪. তোমরা কি মনে করেছ যে, তোমরা আতি সহজেই জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে? অথচ এন পর্যন্ত (| 
তোমাদের উপর তোমাদের পূর্ববর্তীদের ন্যায় (বিপদ-আপদ) আবর্তিত হয়নি১৯। তাদের উপর বহু 
কষ্ট-কঠোরতা ও কঠিন বিপদ-মুসিবত আবর্তিত হয়েছে। তাদেরকে অত্যাচারে-নির্যাতনে জর্জরিত করে দেয়া 


বিএ 


হয়েছে। এমনকি শেষ পর্যন্ত তদানীত্তন রসূল ও তার সংগী-সাধীগণ আর্তনাদ করে উঠেছে (ও বলেছে),-আল্লাহর | 
সাহায্য করে আসবে? -তখন তাদেরকে শান্তনা দিয়ে বলা হয়েছিল যে আল্লাহর সাহায্য অতি নিকটে: 

২১৫. লোকেরা জিজ্ঞাসা করেঃ আমরা কি খরচ করব? উত্তরে বলঃ যে মালই তোমরা খরচ করবে, নিজের পিতা- 
$ মাতার জন্যে, ইয়াতীম, মিসকিন ও মুসাফিরদের জন্য, (অবশ্যই) খরচ করবে;- 


৬৯. অর্থাৎ কোন নবী যখনই দুনিয়াতে আগমন করেছেন তখনই খোদার বিদ্রোহী ও অবাধ্য বান্দাহদের পক্ষ 


র্‌ 


J 


৩ 


ঠা থেকে সেই নবী ও তার অনুগামী বিশ্বাসীদের কঠোর বিরোধিতার সন্মুখীন হতে হয়েছে। তাঁরা বাতিলের 


বিরুদ্ধে সংগ্রামে নিজেদের প্রাণ রক্তরঞ্জিত করে তবে জান্নীত-লাভের যোগ্যতা অর্জন করেছেন। খোদার . 
জান্নাত এতটা মূল্যহীন নয় যে, তোমরা খোদা ও তার দীনের জন্য কোনও কষ্ট স্বীকার করবে না, অথচ তা 
Y তোমরা এমনিতেই লাত করে যাবে। 

২৫৫৫৬৬০৩০০১ ত্র সু ESO 


৮. র 
৩৩৩৫৩ ৬৭২ 


সূরা 


| তোমরা জাননা। 


আল-বাকারা,২ ১০১ 
০১৯১০৯২১৬২৫ 


আর যে মঙ্গলজনক কাজই তোমরা করবে আল্লাহ সে সম্পর্কে অবহিত রয়েছেন। 

২১৬. তোমাদেরকে যুদ্ধকরার নির্দেশ দেয়া হয়েছে আর তা তোমাদের অসহ্য মনে হচ্ছে,- হতে পারে কোন 
জিনিস তোমাদের অসহ্য মনে হল, অথচ তা-ই তোমাদের জন্যে কল্যাণকর। পক্ষাত্তরে এটাও হাতে পারে যে, 
কোন জিনিস তোমাদের ভাল লাগল, অথচ তা-ই তোমাদের পক্ষে খারাপ! প্রকৃত ব্যাপার তো আল্লাহ জানেন, Y 
কুকুঃ২৭ 

২১৭, লোকেরা জিজ্ঞেসা করে, হারাম মাসে যুদ্ধ করা কি? উত্তরে বলে দাও- এ মাসে লড়াই করা বড়ই অন্যায়। 
কিন্তু খোদার নিকট তা হতেও অধিক বড় অন্যায় হচ্ছে আল্লাহর পথ হতে লোকদেরকে বিরত রাখা, খোদাকে 
অস্বীকার ও অমান্য করা, খোদা-বিশ্বাসীদের জন্যে “মসজিদে-হারাম” এর পথ বন্ধ করা 


bY 
১৯৬১১০০০০১০ 


০০ সল্লশলরঁঁললল্শললীঁাঁঁঁঁ্শললা্শাঁীীশীরঁিশশিঁি শিট 


ৰ ২৩৩৩৩৩৩০০৩১ 


১৯১১০৯৯৯১৯৯ 
1918 রণ 


32 ০ 5. / ! > 9৮ 2৮ 2 5/ 2 
aw ১.০ 4১1 ৩৩ ৮ dis 42) 71১৮) 5 
ফিতনা ং J তার 


বহিষ্কার করা ও 


Dn 


টি 


2৩ 


১৯১৯১৮৯১৯৮১ 


০৩০৩০৮৯০১৯৯ 


2৩১২০০০০০০৬ 


তত 


A 
ODDS 


ক 


০১০০১ ৫% / 5৪ ৮ ১৪91৮ ১৫ 21৫4 পি 
₹১০৯১। 5 ৩০৬৩ ও ৪৩ ৬০ এ 


পরকালের ও ইহকালের তাদের সব কাজ-কর্ম ' নষ্ট হয়ে যাবে এসব ফলে 


তারা তো তোমাদের বিরুদ্ধে লড়াই করতে থাকবে, এমনকি তাদের ক্ষমতায় সম্ভব হলে তারা তোমাদেরকে 
তোমাদের হীন হতে ফিরিয়ে নিবে। (একথা খুব ভাল করে বুঝে নাও যে) তোমাদের মধ্যে হতে যে কেউ তার 
দ্বীন হতে ফিরে যাবে এবং কুফরীর মধ্যে প্রাণত্যাগ করবে, ইহকাল ও পরকাল উভয় স্থানেই তার যাবতীয় 


৭০. এখানে একটি বিশেষ ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় হিজরী সনের রজব মাসে নবী করীম (সঃ) 
আটজন ব্যক্তি নিয়ে গঠিত একটি বাহিনীকে “নাখলা” (মক্কা ও তায়েফের মধ্যবর্তী) নামক স্থানের দিকে 
পাঠিয়ে কোরাইশদের গতি-বিধি ও তাদের ভবিষ্যতের ইচ্ছা-বাসনা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য নির্দেশ 
দিয়েছিলেন। নবী করীম (সঃ) তাদেরকে যুদ্ধের কোন অনুমতি দান করেননি। কিন্তু পথিমধ্যে 
কোরাইশদের একটা ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিনিধি দলের সংগে তাদের সাক্ষাৎ ঘটলে, তারা তাদের উপর 
আক্রমণ চালিয়ে একজনকে হত্যা করে ও অবশিষ্ট লোকদের মালসহ বন্দীকরে মদীনাতে নিয়ে আসে । এ 
ঘটনাটি এমন সময় ঘটে যখন রজব মাস শেষ হয়ে শাবান শুরু হচ্ছিল; পরে এ ব্যাপারটি সন্দেহজনক হয়ে 
দাড়ায় যে- আক্রমণের ঘটনাটা কি রজব মাসে (অর্থাৎ “হারামমাষে”) ঘটলো না শাবান মাসে? 
কিন্তু কোরাইশরা ও তাদের সঙ্গে গোপনভাবে মিলিত থেকে মদীনায় ইহুদী ও মোনাফেকরা মুসলমানদের 
বিরুদ্ধে অপপ্রচার করার জন্য এই ঘটনাটির খুব হাওয়া দিল। তারা কাঠোর আপত্তি-অভিযোগ শুরু করে 
দিল যে, এ-সব লোক তো নিজেদের খুব আল্লাহ্‌-ওয়ালা রূপে পেশ করে! কিন্তু এদের অবস্থা দেখ ! এরা 
হারাম মাসেও রক্ত-পাত ঘটাতে দ্বিধা করেনা! এই সব অভিযোগের উত্তর এই আয়াতে দান করা হয়েছে। 


. [MSA LATS ASAT SASSI SEIT ISSO DDD DD DDD DPD PDD DS 


SECS 


পু 


সী ২৬০০১৯০০২৯৯ 


ee dines 


তত 


৫ 


(০৫০ 


RLS 


০ 


wi 


সুরা আল-বাকারা.২ ১০৩ পারা.২ 


০7:৮4:86 ল্ম্দিলল্াঁীাঁ্ট 


রি 

| ৪2250 1 তি ১4৪ ৫ 2৪1 তল 

তাত, ১2) DC U০ 
হবে 


নন চিরস্থায়ী তার মধ্যে তারাই (দোজখের) অধিবাসী হবে 
আগুনের 


গা পর্ণ] রত 29 A272 Ed EC) AIS 
১৬৩৯ ও 1, ৩০৫৬৯ ১ al ৬৫৬ 
করেছে 


[তে 
ও হিজরত করেছে যা: যারা ও ঈমান এনেছে 


চি 
&. 
[J 
EASLEY 


০ 


212 ৬ ৮১6 পা ১ ৩৮ পা শর্যি৬ রী বির রন 
এ) ১ ৮৫ ৬৯০ Ux ওঠা ০ ৩৪৯৭ 
আল্লাহ এবং আল্লাহর রহমত আশা করে 'ইসব লোকেরা আল্লাহর পথে 


তু 


১৯১১১১৯১৮১৮ 


কির 


2% ১৮1 452 তেরো 55৫ 9১2৫ 
৩১৯১৮ 2 ১ ৬প ৩৩৮৬ ও IH 


তুমি বল জুয়া ও মদ (পান) সম্পর্কে তোমাকে তারা জিজ্ঞাসা ' বড় মেহেরবান বড় ক্ষমাশীল 
(খেলা) করে 


XH CES) 55500 BES SHS 2 ৩9৪ 


DD 


স্পা 


অধিকতর সে দু'টির গুনাহ কিন্তু মা মানুষের জন্যে উপকারও ও বড় গুনাহ "দু'টির মধ্যে | 
টু (ক্ষতিকর) (ক্ষতি) (কিছু) (ক্ষতি) (রয়েছে) র্‌ 
র্‌ EUR 1 ৬৬৪৩ 5 Lew ৬2 


৯১৩ 


৬৫ 


তারা খরচ করবে কি * তোমাকে তারা এবং দু'টির উপকারের চেয়েও 


৩৩১০5 


J 


25 


১৯৯১ 


এ ধরণের সব লোকই জাহান্নামী হবে এবং চিরদিন জাহান্নামেই অবস্থান করবে। 

২১৮. পক্ষান্তরে যারা ঈমান এনেছে, যারা খোদার জন্যে ঘরবাড়ী ত্যাগ করেছে এবং খোদার পথে জিহাদ 
করেছে+১ তারাই খোদার অনুগ্রহ লাভের আশা করার ন্যায়সংগত অধিকারী ৷ আল্লাহ্‌ তাদের ভুল-ত্রুটি ক্ষমা 
করবেন এবং নিজের অনুগহদানে তাদেরকে ধন্য করবেন। 

২১৯-২২০. জিজ্ঞাসা করছেঃ মদ ও জুয়া সম্পর্কে কি নির্দেশ? বলে দাও, এ দুটি জিনিসেই বড় পাপ রয়েছে। 
যদিও এতে লোকদের জন্যে কিছুটা উপকারিতাও আছে, কিন্তু উভয় কাজের পাপ উপকারিতা হতে অনেক 
বেশী৭২। তারা জিজ্ঞাসা করছেঃ আমরা আল্লাহর পথে কি খরচ করব?. 


৭১. জিহাদের অর্থ হচ্ছে ঃ কোন উদ্দেশ্য সাধনের জন্য নিজেদের পূর্ণশক্তি-সামর্থ ও প্রচেষ্টা নিয়োজিত করা । 
“জেহাদ” মাত্র যুদ্ধের সমার্থ বাচক নয় “জেহাদ” বলতে মাত্র যুদ্ধকে বোঝায় না। যুদ্ধের অর্থ প্রকাশ করতে 
'কেতাল' শব্দ ব্যবহার করা হয়। জেহাদের অর্থ এর থেকে ব্যাপক ৷ জেহাদের অর্থের ব্যাপকতার মধ্যে 
যুদ্ধসহ সব রকমের চেষ্টা ও সাধনা-সংগ্রাম বর্তমান আছে। 

৭২.মদ ও জুয়া সম্পর্কে এ প্রথম নির্দেশ । শরাব ও জুয়া যে পছন্দনীয় জিনিস নয়, এখানে মাত্র সেই কথাটুকু 
উল্লেখ করা হয়েছে -এর বেশী এখানে কিছু বলা হয়নি। পরে সূরা নিসায় (8৩আয়াত) ও সূরা মা'এদায় [ই 

(৯০ আয়াত ) পরবর্তী আহকাম দান করা হয়েছে। ১ 
৫৬৩৩৩ ARRAS 


ce i Nh 


fp 


সর 


সূরা আল-বাকারা.২ _ ১০৪ ্‌ পারা,২ 
১১১২০৯১০০০১ ২০৯০১০৯০০১৯ 


.আশা করা যায় নিদর্শনবলী তোমাদের আল্লাহ বর্ণনা করেন এভাবে (যো) উদ্বৃত্ত তুমি বল. 
তোমরা জন্যে 


৯৮৫ 


তত 


EDD DDD DDD 


্‌ es 2% WD SAUCES 
CT NC 
‘এবং ৮ পরকাল ‘সম্পর্কে 


তোমাকে তারা পরশ করে ও ইহকাল চিন্তা-ভাবনা করবে 


৯৯৮৯৮৯৮৯৯১৯ 


2 / ?5 4 ১9৫৫ পাও 522 E24 € 0] 
3৮ 5 ৮০৮৮৮৪১৮৯০৯ ০৯১ Hf ডি নী 
যদি এবং উত্তম তাদের জন্যে সুব্যবস্থা করা তুমি বল ইয়াতীমদের (আচরণ) | 
(সাথে) সশর্কে | 
৮ (22 5৭5৫৬ / ৮৫2 4 ETNA K 
ts ৩৬৪০] ৮৩৮ 2১1] ৪ ১2৬ ৮৯৮) 
হতে অনিষ্টকারীকে জানেন 'আল্লাহ এবং তারা আসলে তাদের সাথে (খরচ পত্রে) 
(পৃথক করতে) ফেতোমাদের ভাই সংমিশ্রণ কর (দোষনেই) 
7১ A AL চু রে 2 2 A 2292 
৪৫ HL MOL HESS DIS Dad ২ 
হরি পরাক্রমশালী আল্লাহ নিশ্চয় তোমাদেরকে অবশ্যই আল্লাহ চাইতেন যদি এবং  হিততকারী Y 


০০৩০০৩০০৩০৩ 


ASAE 


বল, “যা প্রয়োজনের অতিরিক্তি"৭৩। 

বস্তুতঃ আল্লাহ তোমাদের জন্যে এভাবেই সুস্পষ্ট বিধান বলে দেন, যেন তোমরা ইহকাল ও পরকাল উভয় স্থানের 
জন্যেই চিন্তা কর। জিজ্ঞাসা করছেঃ ইয়াতীমদের সাথে কেমন ব্যবহার করতে হবে? বল, যে ধরণের কাজ-কর্মে 
তাদের কল্যাণ হতে পারে, তা করাই উত্তম। যদি তোমরা তোমাদের নিজেদের ও তাদের খরচপত্র ও থাকা- 
খাওয়া একত্র রাখ, তবে তাতে কোন দোষ নেই; তারা তোমাদেরই ভাই-বন্ধু "ছাড়া আর তো কিছুই নয়। যারা 
অন্যায় করে, আর যারা উপকারের কাজ করে, তাদের সকলেরই প্রকৃত অবস্থা আল্লাহতা'আলা ভাল করে 
জানেন। আল্লাহ ইচ্ছে করলে এ ব্যাপারে তোমাদের উপর অনেক কঠোরতা আরোপ করতেন, কিন্তু তিনি ক্ষমতা 
সম্পন্ন হওয়ার সাথে সাথে হিকমতেরও অধিকারী । 


৫৬৩৩৩০০০১০০ 


১২২১২ oan Ne Nes Ya 


৭৩. আজকাল এই আয়াত থেকে অদ্ভুত অদ্ভুত অর্থ বের করা হচ্ছে। করিস্ত, এই আয়াতের ভাষা ও শব্দ থেকে 
পরিষ্কার এই অর্থ বুঝা যাচ্ছে যে, লোকেরা নিজেদের অর্থের মালিক নিজেরাই ছিল। তাদের জিঞ্জাস্য ছিল- 
আমরা খোদার সম্তুষ্টি অর্জনের জন্য কি ব্যয় করবো? জওয়াব দেওয়া হয়েছেঃ তোমাদের অর্থ দ্বারা প্রথমে 
নিজেদের প্রয়োজন মিটাও। তারপর যা অতিরিক্ত বাচে তা আল্লাহর পথে খরচ কর। এ খরচ হচ্ছে 

শ্বেচ্ছামূলক, যা বান্দা তার প্রতিপালকের রাস্তায় নিজের খুশীতে করে। 

EEE SLE SE SESE ES TSS] |. 


RL NEE TNT ERLE 


LL 


RET 


AES 


০০৩ 
তু তু সু 


Cn 
মে, 


ছু 


সূরা আল-বাকারা.২. ১০৫ পারা.২ 
নি ১ম ES 


/ £ ৮৮4 ১১৮ 
859 ০০০৯) F EE > ত) 3 3 A 
বল অবশ্যই এবং ঈমান আনে যতক্ষণ না দিত নারী তোমরা নিব ৰং [4] 
ক্রীভদাসী এনে £ 


"9৫১৯ 225৫2 2% w ০৫ ) 
LL ৪ 


ভোর] বিবাহ দিও ন! এবং তোমাদের মুগ্জ করে যদিও এবং 
নি মুশরিক নারী থেকে উত্তম ৃ 


fo 
$ 
AT. 
R 
N 
fl 

2 uw 9১ 225 Gadd রত 9 22 222 
Ez I> ০৮০ ৩৩৯০ 5১০৫52০৪১৯৮ ৩5 |. 
£] : অপেক্ষা উত্তম মু'মিন অবশ্যই এবং তারা ঈমান যতক্ষণ না nh 
ক্রীতদাস আনে এ R 

Le A 2527 SEER 4 £€ NM 
| £)৩। &) ৩১৩৪ AE lh 
| জাহান্নামের দিকে তোবাদের যুদ্ধ ঢ় এবং সু্রিক পুরুষ 
্‌ নিন 

5 A ডি, ৮ 
| ১১ ১০১৯০ 2 22 (3) 16৩ 2001 5 
ভার অনুমতি ক্রমে ও জান্নাতের দিকে ডাকেন আল্লাহ আর | 
V (ওঅনুখহে) bY 
y Ct 229% IY 5৪৮৮ র 1 ॥ suds রর 
০ ০১৮৩৩ ৮৪০০৩ BY al Ce 5 | 


শিক্ষা খহণ করবে ভারা আশাকরাযায় মানুষের জনা ভর দিদা পষ্বির্ণনা এবং 
-বলী করেন |, 

I 

২২১. তোমরা মুশরিক নারীদেরকে কখনো -বিবাহ্‌ করবে না, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনবে । বস্তুতঃ 
একজন ঈমানদার ক্রীতদাসী মুশরিক শরীফজাদী অপেক্ষাও অনেক ভাল, যদিও এই শেযোক্ত নারীকেই তোমর! 
পছন্দ করে থাক | (অনুরূপ ভাবে) নিজেদের কন্যাদেরকে মুশরিক পুরুযদের সাথে বিবাহ দিবে না, যতক্ষণ না Y 
তারা ঈমান আনে । কেননা একজন ঈমানদার ক্রীতদাস কোন উচ্চবংশীয় মুশরিক অপেক্ষা অনেক ভাল, যদিও এ Y 
: ১৫ 

ব্যক্তিকেই তারা অধিক পছন্দ করে থাকে । কেননা তারা তোমাদেরকে জাহান্নামের দিকে ডেকে নেয়। আর 


আল্লাহ তার নিজের অনুমতিক্রমে তোমাদেরকে বেহেশত ও ক্ষমার দিকে আহবান জানান । তিনি তার বিধান 
সুস্পষ্ট ভাষায় লোকদের নিকট ব্যক্ত করেন। আশা করা যায়, তারা তা হতে শিক্ষা গ্রহণ করবে ও উপদেশ কবুল 


0৩৫২৩০৩০০৫০ 


a 


পেশ 


2১১০৯০০০০০০ ০৩০৩০০০-৩০৩০৩৩১ ৫৩০৩ 
হি 


৬৩৫৩৩৩৬৫৬৩৩ 
শব্দার্থে কুর-১/১৪-_ 


সুরা আল-বাকারা.২ | ১০৬ : পারা.২ 


BAD রণ 


ও ঠা 2 টু ৩০ ue ৬১৮৬ 2 


তোমরা দূরে ভাই অণ্ডচি ভা তুমিবল সম্পর্কে তোমাকে তারা প্রশ্ন: এবং 


002০ 3 রি 
হায়েবকালে হি 
(থেকে) 


৫১ ৬ ৯ হি 156 EA 


2৭ পিএ অতঃপর তারা পবিত্র হয় 


& 
তত 


aD 


১০১০১ 


20০ 


ৃ 
রঃ 
র্‌ 
! 
ন্‌ 


৩২5 


৫ 
(2 C3 


রুকুঃ২৮ 
২২২. তারা জিজ্ঞাসা করে, 'হায়য' (রজঃ স্রাব) সম্পর্কে নির্দেশ কি? বল, তা এক অপবিত্র ও ময়লাযুক্ত অবস্থা, 


কাজেই তখন স্ত্রীদের হতে দূরে থাক এবং তাদের নিকট যেওনা ৭৪, যতক্ষণ না তারা ময়লাবিমুক্ত হয়। তারা 

যখন পবিত্র হবে, তখন তাদের নিকট যাও ঠিক সেভাবে যেভাবে যেতে আল্লাহ তোমাদের আদেশ করেছেন। 

যারা পাপ কাজ হতে বিরত থাকে ও পবিত্রতা অবলম্বন করে, আল্লাহ তাদের ভালবাসেন। 

২২৩. তোমাদের স্ত্রীরা তোমাদের কৃষিক্ষেতের মত, তোমাদের অনুমতি দেয়া হয়েছে-যেভাবে তোমরা ইচ্ছা 
কর-নিজেদের ক্ষেতে গমন কর। 


৭8. অর্থাৎ এই অবস্থায় সংগম করো না। 


RRO ST RARER 


বি 


টুকু EE TTS 


৮ 2১ 
18271 5 5) ১১) 1১2৩ | 


এবং ত হ্‌ 
আল্লাহকে তোমরা ত এবং তোমাদের নিজেদের তোমরা আগে এনং 
অন্যে পাঠা 


LLL রা পা ৫৩১ ANZ 221) 22 

Mor ০৮৩ lax) )) 5 ০১৪৮] ৯০৪ 5 034s 
প্রতিবন্ধকের আল্লাহর তোমরা ব্যবহার না এবং ৪ রা ডি 

বস্তু হিচসেবে (নামকে) করো নাত ki 5 

CA 2 ৩০ রত নে AA) ১৮ ৪ র্ 

+ ৯৬৯৪৪ 715 257 

২7 ১ 2 125 5 LING 01 SLT 

মাঝে তোমরা শাত্তি ও ভোমর! আত্ম দেয় সবেও 

তি নাউ ও তোমরা সৎকাজ যে তোমাদের শপথের 

| ৃ যম করবে (না) করবে (না) জন্যে 

fl 1% পে টিপা ডিজি রা ভিজ Fe 

১৯ ৪০৮ Asn 20 ১ ৮০৩ 

আল্লাহ তোমাদেরকে ধরবেন না সবকিছু জানেন সবকিছু গুনেন আল্লাহ্‌ এবং লোকদের 


2. তে পাপা "৮ রে ৪ AP 2 9 ৮ 

৯৯) $ +12 ১৫৫ SCAN IA র্ঘ? 2% 
শু. ০ উর 5 3 ৯৩ 
ঢ়সং একারণে তোমা- তিনি ধরবেন কিন্তু ভোমাদের শপণ মধ্যে: ৮ অর্থযীন 
হি 5: 9৮ Bn EES 


৩৩ 


CLL 


মেনে নিবে তাদেরকে কল্যাণ ও সৌভাগ্যের সুসংবাদ দাও । 


"gee 


এ 


শুনছেন এবং তিনি সব কিছুই জানছেন। 


CNC 


YD PFA AL 


SS 


CEC 


৫৩০০৩ 


করবেন, আল্লাহ বড়ই ক্ষমাশীল ও সহিষ্ণু । 


৭৫.ব্যাপক অর্থবোধক শব্দ; এর দুটো অর্থ হতে পারে । এবং দুটো অর্থেরই সমান গুরুত্ব রয়েছে। একটি অর্থ 
হচ্ছেঃ নিজের বংশরক্ষার চেষ্টা করো, যেন তোমরা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পূর্বে তোমাদের স্থলে কাজ 
করার জন্য অন্যেরা পয়দা হয়। দ্বিতীয় অর্থ হচ্ছে £ যে ভবিষ্যৎ বংশধরকে তোমরা নিজেদের জায়গায় 
রেখে যাবে তাদেরকে দ্বীন (ধর্ম) আখলাক (নৈতিকতা ও চরিত্র) ও মনুষাত্ে গুনে গুনািত করার চেষ্টা 
করো। 


গু 


Se 


কিডু তোমাদের ভাঁবষ্যৎ সম্পর্কে চিন্তা কর। খোদার নাফরমানী ও অবাধ্যতা হতে দূরে থাক৭৫। জেনে রাখ, 
তোমাদেরকে একদিন খোদার সাথে অবশ্যই সাক্ষাৎ করতে হবে। হে নবী, তোমার উপস্থাপিত বিধান যারা A 


২২৪. খোদার নাম এমন সব প্রতিজ্ঞার (কসম খাওয়ার) কাজে ব্যবহার করোনা যার উদ্দেশ্য হবেঃ নেক কাজ, 
খোদার ভয়, খোদার বান্দাদের প্রতি কল্যাণকর কাজ হতে বিরত থাকা । বস্তুতঃ আল্লাহ তোমাদের সমস্ত কথাই 


২২৫. যে সব অর্থহীন প্রতিজ্ঞা তোমরা বিনা ইচ্ছাতেই করে ফেল সে জন্যে আল্লাহ তোমাদেরকে শান্তিদান 
করবেন না। কিন্তু যে সব প্রতিজ্ঞা তোমরা আস্তরিকতার সাথে করে থাক সে সম্পর্কে আল্লাহ নিশ্চই জিজ্ঞাসাবাদ 


৩৩৩4৩05555৯ 


2 


y 


) 
J 


4 


A) 


৩৫৩১৩২৩০৩৩৩ 


তত 


ক, 


9 


সূরা আল-বাকারা.২ ________ ১৩৮ ______ পারা.২ 


টহল 5 


ওইটা 22 SAS CIS 3৩, GSH 
ond সার শিল ভব 


ESS) fg ৪ দু 5% 2) EL টি oul 


ত্য আল্লাহ্‌ নিশ্চয় তবে তারা কিযে ৮৮৭ 


০292 ৫3৫ এ 28565 11 


লুজ 


A অপেক্ষা করবে তালাক প্রাপ্ত স্ত্রীরা এবং সবকিছু জানেন CE Nise তালাকের f 
/ ঃ 
১ GEL ঙ / LALA ৫ 4০ 2 nh 
A ol US রা 5 ৮58১5 9৬০ ১৪৮৮৩ R 
যে তাদের জনে) বৈধ হৰে এবং  আাসিকঝতুল্রাব তিন তাদের নিজেদের fl 
(প্যত্ত) জন্যে 
৫ রে ৬ AAA ৮৮৯ 
3; ০৪০১০ 0 গু তি OS 
যদি তাদের গর্ভাশয়ে মম আল্লাহ সৃষ্টি করেছেন যা. তারা গোপন 
১৮ এন 27 Y 
y (উগত) দিনে ও আল্লাহরউপর ঈমান এনে থাকে 


এবং সব জানেন৭৭। 
২২৮. যে সব স্ত্রী লোককে তালাক দেয়া হয়েছে, তারা যেন তিনবার মাসিক ঝতু আসা পর্যন্ত নিজেদেরকে বিরত 
রাখে। আল্লাহ তাদের গর্ভে যা কিছু সৃষ্টি করেছেন তা গোপন করা তাদের পক্ষে জায়েজ নয়, এরূপ করা তাদের 
কিছুতেই উচিত নয়- যদি আল্লাহ এবং পরকালের প্রতি তাদের ঈমান থেকে থাকে । 


৭৬. শরীয়তের পরিভাষায় একে ‘ইলা’ বলে। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক সব সময় সুষ্ঠু নাও থাকতে পারে। বিপর্যয় 
ও যনোমালিন্যের কারণ ঘটা একান্ত স্বাভাবিক । কিন্তু আল্লাহর শরীয়ত এরূপ বিপর্যয় পছন্দ করেনা যাতে 
উভয়ে আইনতঃ তো স্বামী ও স্ত্রীর সম্পর্ক বন্ধনে আবদ্ধ থাকবে, কিন্তু সেই সঙ্গে কার্যতঃ একে অপরের কাছ 
থেকে একপভাবে পৃথক থাকবে যেন তারা স্বামী-স্ত্রী নয় । এ প্রকার বিপর্যয়ের জন্য আল্লাহতা'আলা চার 
মাসের সময় সীমা নির্ধারিত করে দিয়ে আদেশ করেছেনঃ এই সময়ের মধ্যে হয় তোমরা তোমাদের 
পারম্পরিক সম্পর্ক দোরস্ত করে নাও, নতুবা তোমাদের স্বামী-স্ত্রী সম্পর্ক একেবারেই ছিন্ন কর। 

৭৭. অর্থাৎ যদি তুমি স্ত্রীকে অন্যায় করে ত্যাগ করে থাকো তবে খোদা সম্পর্কে তোমার নির্ভয় হওয়া উচিৎ নয়। 

; কেননা আল্লাহ তোমার বাড়াবাড়ি সম্পর্কে অবহিত আছেন। 

৬৩০০০৭১৮০৯১ 


০৩৩০৩০৩৩০৩৩ 


০৫ 


Y 
রঃ 


' gin 


এ 
le) 
৩৫ 


A ED ALE] 1 টু 
৮১০ sll ES 721 
আপোছ নিশর্ডি ১ > 5 


2 2১22৩ 


: (১ ৩৪৩৮৯ ১ 


(করতে) বিয়ে অধিক তাদের স্বামীরা এবং 
হকদার 


2 রণ + 2292/2 (৪. 2.3 212৫ 2 ৮ 
৩৩৯ 2 V৯ ্ ১৩১৩ GH ৫0৩ ৬ £ 
পুরুষদের এন 


ন্যায় সংগততাৰে 


রর 
১ ৮০৩৯১১ ০৫ 
মহাপরাক্রম আল্লাহ এবং একটি মর্যাদা তাদের উপর 

আছে 
৫১ ১৪2 2 2d ১৩৪৩ ছি 21৫ 
৮০৬০০) Foye 21 ৬১০ শি 


মুক্ত করে দেয়া অথবা ন্যায়সংগত ভাবে বন্ধনে অতঃপর 
রাখা 


তাদের স্বামী যদি পুনরায় সম্পর্ক স্থাপনে রাজী হয় তবে তারা এই অবকাশের মধ্যে তাদেরকে নিজের 
নীরূপে ফিরিয়ে নেবার অধিকারী হবে৭৮। নারীদের জন্যেও সঠিকভাবে সেরূপ অধিকারই নির্দিষ্ট রয়েছে যেমন 
তাদের উপর পুরুষদের অধিকার রয়েছে। অবশ্য পুরুষদের জন্যে তাদের উপর একটি বিশেষ মর্যাদা রয়েছে। 
] আর সকলেরই উপর আল্লাহ হচ্ছেন সর্বাধিক ক্ষমতাশালী এবং তিনিই হচ্ছেন বিজ্ঞ ও সুবিবেচক। 


রুকুঃ২৯ 


{ 


J 
Y 
Y 
Y 
y 
jy 
y 
J 


৭৮. এ আদেশ মাত্র সেই ক্ষেত্রে প্রযোজ্য যখন স্বামী স্ত্রীকে এক বা দুই তালাক দান করে। এরূপ তালাক 'রযয়ী' 
অর্থাৎ প্রত্যাবর্তনযোগ্য হয়ে থাকে; এবং ইদ্দতের (তালাক প্রাপ্তা হয়ে যে সময়সীমার মধ্যে স্ত্রীলোককে 
প্রতীক্ষায় থাকতে হয়) মধ্যে স্বামী স্ত্রীকে পুনরায় গ্রহণ করতে পারে। 

৭৯. এই আয়াতের বিধান অনুসারে একজন পুরুষ একটি বিবাহ-বন্ধন কালের মধ্যে নিজের স্ত্রীর উপর তালাকে 
রযয়ী (প্রত্যাবর্তনযোগ্য তালাক) দেবার অধিকার মোট মাত্র দুই বার প্রয়োগ করতে পারে। যে ব্যক্তি নিজ 
বিবাহিত স্ত্রীকে দুবার তালাক দিয়ে আবার গ্রহণ করেছে- সে জীবনে যখনি তাকে তৃতীয় বার তালাক দান 
করবে তার স্ত্রী তার থেকে স্থায়ীভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। 

১৩ RTL GARRATS TTT TTS 


RARE 


pf fm 


gf 


2 


০০০৩৩০০০০০০ 


সূতা আল-বাকারা.২ ১১০. পারা.২ 


তি RARE 27 ০৩১২ 
bh) 4 (১4 ৫ 29 29 পি ॥ নি ১০৯০9 2 চা নে 

রি) ও 6৫ 21 Ee SOS 2 Bx 5 
(| এছাড়া কোন কিছুই তাদেরকে তোমরা দিয়েছ. তা থেকে তোমরা গ্রহণ যে তোমাদের বৈধ হৰে না এবং 

/ যা করবে জনো ঢা 

রি ১0৫ ৮৩৪০ ০ ED ৫১৫ ৫14৫৫ 2 

nD) (১০ ৩৬ ৮4১1 >> 42 ৯) SES 
fo 


তোমরা ভয যদি তাই আল্লাহর সীমারেখাগুলো দু'জনে রক্ষা 'লা যে দু'জনে ভয় যদি || 


/ এত 2 ৮ 74 ৬৮১৪৩ ৪ f 
Kl on) ৩৪০৩ AE ৯১১ ৫০) ১১> শি রঃ 
] এরমধ্যে. ভাদের্দুজনের কোন গুনাহ নেই তবে আল্লাহর সীমারেখা গুলোকে দুজনে কায়েম 
এ খা উপর রাখতে পারবে A 
22752 ৬ 22323 Zs AAA 
A esa ৯৩ 4০) ১১৩০৮ (০4৪. »৭৩৬০১৩৩১। A 
তা তোবরা লংঘন অতএব আল্লাহর সীমারেখা এটা তা বিনিময় দিয়ে fn 
K কল না (স্ত্রী বিচ্ছেদ ঘটায় ) 
L ATI ভা L (22325 পদ রণ 
| ০১৮১০] L ৬৮৪ ৫০১1 ১৩৬৬ ৩৩০৪0 এ 
জালিম(হবে) তারাই উইসবলেকি তাহলে আল্লাহর সীমারেখাগুলোকে লংঘন করবে যে এবং 
L 


নিই 


পরে 


১৯১২৩ 


তত 


ত 


১৯2 


বিদায় দেয়ার সময় এরূপ করা তোমাদের পক্ষে জায়েয নয় যে, তোমরা যা কিছুই তাদেরকে 
দিয়েছ তা হতে কোন কিছু ফিরিয়ে নিবে । অবশ্য এ অবস্থা তত, যখন স্বামী-স্ত্রী খোদার নির্দিষ্ট বিধান অনুযায়ী 
জীবন-যাপন করতে পারবে না বলে আশংকা হবে। এরূপ অবস্থায় যদি তোমাদের ভয় হয় যে, তারা পরম্পারে 
খোদার বিধান অনুযায়ী চলতে পারবে না, তখন তাদের পরম্পরের মধ্যে এরূপ ব্যবস্থা করে দেয়া যে, স্ত্রী স্বামীকে 
কিছু বিনিময় দিয়ে বিচ্ছেদ ঘটিয়ে নিবে৮০- কিছুমাত্র দোষণীয় নয় বন্তুতঃ ইহা খোদার নির্দিষ্ট সীমা বিশেষ, 
ইহা অতিক্রম করো না। আর যারাই খোদার নির্দিষ্ট সীমা লংঘন করে তারাই যালেম। 


তি 


০৫ 


fam 


০২০25 


a) 


৮০. শরীয়তের পরিভাষায় একে 'খোলা' বলে। অর্থাৎ একজন স্ত্রীর পক্ষে স্বামীকে কিছু দিয়ে তালাক হাসেল 
করা। এক্ষেত্রে, পুরুয পারম্পরিক সম্মতিক্রমে স্ত্রীকে প্রদত্ত সম্পদ বা তার অংশবিশেষ স্ত্রীর কাছ থেকে 
ফিরিয়ে নিতে পারে- এটা তার পক্ষে বৈধ হবে। কিন্তু পুরুষ যদি নিজেই স্ত্রীকে তালাক দেয়, তবে সে তার 
প্রদত্ত অর্থের কোন কিছুই ফেরত নিতে পারবে না। 


দিত সুহ 


সর 


ক 
ত 


RAREST ORART ENT TN TIARA RLS SUSE DORAL 


YA 


y 
Y 
ও 
Y 
রত 
Y 
Y 


৩2৩ 


রঃ 


CL RRL ১১১ 


তার জন্যে oS > টাকে ত তালা অত্র 


রর 
VE (৫৬ ৩৩ by ১ ভি 
ies ed সে তাকে তালাক অতঃ্ণর সে ব্যতীত রে 
দো যদ্দি স্বামীর সাপে 


এ 2 এ 2৩৪ ৩৪ 008 5 
যদি 


এটা এবং আল্লাহর সীমারেখা তারা দৃজনে রক্ষা যে দুজনেই 
মনে করে 


৫০১৭ রকি ৮৬৫ 
৬ 2 552 ৩৫ 


লেকিদের জনে) তা শীট না 
করেন তিনি 


টি 


CDPD PD 


apo পে Ed ০ ৫5৮ PAE RAL 


2 
রণ 2 e 
১১৮, ০১ ৯০৬ 56০০৮ 
ধ মোতাবেক+  তাদেরকে' বন্ধম রাখ তখন তাদের মেয়াদে তার। অতঃপর 
পৌঁছে 


2, ১৮9 ৩ HS ৯ 5 ৮১ 62 


তাদেরকে তোমরা আটকে ন| এবং 
১ রা এবং ন্যায় রসংগতভাবে+ তাদের মুক্ত করে দাও অথবা 


টিচার A ১৮৮১ 
2০৪ AE ৩৪ ৩১১ 054৫ cls) 

তি বনি হনে বু করবে [এবং বাড়াবাড়ি করার 
"২৩০. অতঃপর দু'বার পর স্বামী স্ত্রীকে তৃতীয়বার) যদি তালাক দেয়, তবে সে স্ত্রী তার পক্ষে 
হালাল (বিবাহযোগ্য) হবে না; অবশ্য তখন সে পুনরায় তাকে বিবাহ করতে পারবে, যদি অপর কোন ব্যক্তির 
সাথে তার বিবাহ হয়ে যায় এবং সে তালাক দেয়”১ । তখন যদি যেই প্রথম স্বামী এবং এ স্ত্রীলোকটি মনে করে 
যে, তারা খোদার বিধান অনুযায়ী জীবন-যাপন করতে পারবে, তবে তাদের পুনঃমিলনে কোন দোষ নেই । এটাই 
খোদার নির্দিষ্ট সীমা, আল্লাহ সেই লোকদের হেদায়াতের জন্যে ইহার ব্যাখ্যা করছেন যারা তাঁর সীমা লংঘন করার 
পরিণতি সম্পর্কে অবহিত। 

২৩১. আর যখন তোমরা স্ত্রীদের তালাক দ।ও এবং তাদের “ইদ্দত' পূর্ণ হয়ে আসে তখন হয় তাদের ভালভাবে 
ফিরিয়ে নাও, অথবা ভালভাবে বিদায় করে দাও। শুধু কষ্ট দেয়ার জন্যে তাদেরকে আটকে রেখো না কেননা | 
তাতে বাড়াবাড়ি করা হবে। আর যে এরূপ করবে সে প্রকৃতপক্ষে নিজেরই উপর যুলুম করবে । 


SEER EL ৮5৮৮7 


fe 
: 


০০৩০৩৩২৩১৩০২৩৯৯৯১ 


ত 


৬৩৩ 


১১১০৯ 


সূরা জাল-বাকারা.২ ১১২ _পারা.২ 
নিত 


2, 2 2৮ টির Gd Ae 
ed 21 ১15১2 ed | LUST ৮) ও 


অনুগ্রহকে 
৮ ৬৬ কু ্ BAIA ! 
০ | (১৪ রি 2 ৰা 
১ ডিও 2. ও a) 
“কিতাব রর যা 


এবং তোমাদের উপর আল্লাহর 


১১১১১৯১১ 


তু 


2৫৩৩৩৩৩2552 225 >TO 


১৫ 


জি 


তোমরা জেনে এবং আল্লাহকে তোমরা , এবং তালি তোমাদেরকে ডিনি নিন ও 


রা ৫. বা 

22 A ! 
ALAS 22 এই এ 7 dw 
A 9; 29226 iO 0 2) 
স্ত্রাদেরকে ভালাক দাও যখন এবং খুব অবহিত কিছুর সন স্পর্কে আল্লাহ্‌ 


পে ৩ ৩৫ ol 4 2 টু 224, ৰ ৫ র্প 4 284 
21 oe ১১ ৩৩৫৩ ১৯০৩৩ 
[এডি . 


তারা বিবাহ করতে ডর তাদেরকে বাধা-দিয়ো না তখন- ‘তাদের মেয়াদে ভা পৌছে পরে 


9): 2292 22424 3 NL G7? Sl 

১94 ১৬১১/০৮৪ ০5৩15512519 Ee 

এটা ন্যায় সংগত উপায়ে তাদের মাঝে তারা রাজী হয় যখন তাদের হা 

ম শ্বাঙাকে 
L ESA: 2 293 I A ot 27 

2 2 SL 035 Pee ০৬ ৩ 4৬ Bey 

| দি ও আল্লাহর উর্পর ঈমান এনে তোমাদের মধ্যেকার চিরে এসম্পর্কে উপদেশ দেয়া 

Ny US হচ্ছে 
Y ১৯১ 


নি 


স্টিল 


১১১ 


খেল তামাশার বস্তু বানিওনা। ভুলে যেয়োনা যে, আল্লাহ তোমাদেরকে কত বড় নিয়ামত দানে ধন্য করেছেন। 
তিনিই তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যে কিতাব ও যুক্তির বাণী তিনি তোমাদের জন্যে নাযিল করেছেন তার 
মর্যাদা রক্ষা করে চল। খোদাকে তয় কর, ভাল করে জেনে নাও যে, তিনি তোমাদের প্রত্যেকটি কথা ও কাজ 


ৰ 


ফ্রুকুঃ৩০. 
২৩২. তোমরা যখন নিজেদের স্ত্রীদের তালাক দেয়ার কাজ সম্পন্ন কর এবং তারাও তাদের নির্দিষ্ট 'ইদ্দত' পূর্ণ 


করে নেয়, এম তালক বত ত বা তন আতিক হার গা 8 


বি 


8 এ সু 


১১৩ পাৱা.২ 
DOT De 0 Tor mr] 
KALLA LAD FT 


71 তি 28) 3 ৮৫৮ 2 তি ঠা 2 


ED) 
আল্লাহ এবং পবিত্রতম ও তোমাদের শুদ্ধতম এটা 
পন্থা 


পর্ণ 
জন্যে 
2 


পণ পার্ট এর্পা ৩ 
১৯৪ (০৮ 
সন্তানদের 


রণ | পাট এপি 


LIS 


১৯১৮১ ১১১ 
ধু এ 
E ত 
a 

সি 
কে 
TDD DT 


তাদের স্তন্য পান করাবে মায়েরা এবং জান না bp 
f f 
রি AE PAE 27 পাত ১৮ 2d Pf ১৮০৮ 
৮ 2774 , 
রর ৪০৩০9) ০১2 ৩199 od ৬৮৪০6 ৩৬১৮ 
টু. ত্তন্যপান করানো পূর্ণ করতে চায় তার জন্যে ৮” পূর্ণ দু'বছর 
নি যে (বাপ) . 
৬০০০৫ PA EAE) / L তারি ত্র 2০০ পা Pd 
১৯১১৯০০ ৬৪১০৮ 2 (১ 56১5৮] (5৮ 5 
| নায় সংগত উপায় তাদের পোষাকের ও তাঁদের(অর্থাৎ্টমাদের) যার সন্তান (দায়িত্ব ভার) এবং 
- খোরাক উপর 


? EA 7 পণ ০০৪ ৫ G24 ০9 ৫৫5 A 

EZ / 62 পর পট ০ 222 রি 5 ৯২ 

৮৩৬)১ ৬৮ NJ clans ৯) ০০৪) ES শু 

মাকে ক্ষতিগ্রস্থ করা না তার সামর্থ্য এছাড়া কাউকে কষ্ট দেওয়া না৷ 
হবে অনুযায়ী হবে 


৫4 প্রত A (495424 A ভি 

তত oe - 2 ৯ 
Sd ৬৩ 255 2 422৮ 52 LN 
উত্তরাধিকারীর উপর এবং তার বাচ্চার কারণে যার নবজাতক না আর তারবাচ্চার কারণে 
(অর্থাৎ বাপকে) 52 


নি 2 
২৬০১১ ০১ 
এটা অনুরূপ 


(অধিকার) 
তবে তোমাদের পক্ষে সুষ্ঠু ও পবিত্র কর্মনীতি এ হতে পারে যে, তোমরা এ ধরণের কাজ হতে বিরত থাকবে। 
বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জাননা । 
২৩৩. যে পিতা চায় তার সন্তান পূর্ণ মুদ্দতকালপর্যস্ত দুধ সেবন করতে থাকুক, তখন মায়েরা নিজেদের 
সন্তানদেরকে পূর্ণ দু'বছর দুধ সেবন করাবে”২। এ অবস্থায় সপ্নের পিতাকে সুপিয়মিতভাবে মা'দের খোরাক- 
পোযাক দিতে হবে। কিন্তু কারো উপর সামর্থের অতিরিক্ত কিছু চাপিয়ে দেয়া ঠিক নয়- না মা'দের এ-জন্যে 
কোন.কষ্টে নিক্ষেপ করা উচিত যে এ সন্তান তাদেরই, আর না পিতাকেই এ-জন্যে অতিরিক্ত চাপ দেয়া উচিত 


যে, এ তারই সন্তান। দুধ সেবনকারিনীর এ অধিকার যেমন সন্তানের পিতার উপর, তেমনি তার উত্তরাধিকারীদের 
উপরও । 


১৮-০৩৩ 


১৮৯১১) 


০০০৩০০৩১৩২৩ এ 2৯ 


৫৩০০ 


০২০২০০২৯২২৬ 


ee rN LSS 


i ক ৯" 


pp fe 


৮২. এ সেই অবস্থার হুকুম যখন স্বামী-স্ত্রা একে অন্য থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং স্ত্রীর কোলে দুগ্ধপোষ্য 


ee hc 


সন্তান রয়েছে । সে বিচ্ছিন্নতা তালাকের মাধ্যমে হোক বা খোলা’ 'ফিসক' (বিবাহ ভঙ্গ) বা তফরীক YY 
Y (বিচ্ছিননকরণ) দ্বারা হোক, তাতে কিছু যায় আসে না। ১৪ 


৬৫৩৩৩৩422১১ 


শন্দার্থে কুর-১/১৫- 


সূরা আল-বাকারা,২ ১১৪ পারা.২ 


হুজুর 
A EE ১১175 24 CAA ANAL ৩০৫ f 
৮৫৯ ০৪৮ ৩% $23 51 6৬ 
উভয় পক্ষের সম্মতিতে দুধ ছাড়াতে (উভয় পক্ষ) অতঃপর 
চায় যদি 
০৫ ১০৫৫5 রণ 2০2৫ পাত্র লে 
ক (১১১৭)। 6) Do b (০৪১৬ ৩৩ ৯৬ ১১৩৭৪ 
যে তোনরা চাও যদি এনং তাদের্র উভয়ের কোন গুনাহ নাইতবে পরামর্শের নি 
উপর ভিত্তিতে 


DDT TD 


7৮১৪৮ পর পর্ণ তত Ares Ad 9 ৮১৫ পট ৪ রে 
৯৫ ৪ > 2 ৰণ ডি রতি 2 s 2% ১৭৬ 
ডিও [১ ১5 ৬ ৯৬ ০5 1৯%৮৮০১০৯১ 
তোমরা অর্পন খখন তোমাদের উপর কোন গুনাহ নাইভবে তোমাদেরসত্তানদের তোমরা দুধপান করাবে 

কর (কোন ধাত্রী দিয়ে) 


২৮৯৮৯৯১১১১১ 


১১ 


বি 


পি LE, 2292/3 RLU HL 

১৫1 15৮১1 ১290) 1৯) 5 sl ৫৬১1 Ls 

যে. তোমরা জেনে এবং আল্লাহকে জ্রন্র এবং  শংগত ভাবে “_ তোমরা দিতে যা 
রাখ - চেয়েছিলে 


aoe 


৫ নব ৫ পশু ৫ 2 24 পর 279 পঠিত / ১ 

৩৪৯০৩ ৩১৩5595০৩৩5 এ | 

, তাদের নিজেদেরকে তারা অপেক্ষায় রবে স্ত্রীদেরকে তারা রেখে যায়. এবং. তোমাদের র্‌ 
(অর্থাৎ ্ীরা) মখোকার 


৩ 


কিন্তু উভয় পক্ষই যদি পারস্পরিক সন্তোষ ও পরামর্শের ভিত্তিতে দুধ ছাড়াতে চায়, তবে এরূপ করায় 
কোনই দোষ নেই । আর যদি তোমরা নিজেদের সন্তানদেরকে অন্য কোন মেয়েলোকের দুধ সেবন করাবার ইচ্ছে 
করে থাক, তবে তাদের কোন দোষ হতে পারে না- অবশ্য যা কিছু মূল্য নির্দিষ্ট হবে, তা যদি নিয়মিত আদায় 
কর। আল্লাহকে ভয় কর আর জেনে রাখ, তোমরা যা কিছু কর তা সবই আল্লাহ দেখতে পান। 

২৩৪. তোমাদের মধ্যে যারা মারা যায় তাদের পর তাপের স্ত্রীগণ যদি জীবিত থাকে, তবে তারা নিজেদেরকে চার 


মাস দশ দিন পর্যন্ত (বিবাহ হতে) বিরত রাখবে৮১। 


৮৩, স্বামীর মৃত্যুতে এই 'ইদ্দত' সেই স্ত্রীলোকদের পক্ষেও পালনীয় স্বামীর সংগে যাদের “বেলওয়াতে সহীহা' 
(নির্জন বাস) হয়নি। তবে গর্ভবতী স্ত্রীলোকদের কথা স্বতন্ত্র গর্ভবতী স্ত্রীলোকদের “ইদ্দত' তার গর্ভমোচন 
পর্যন্ত; স্বামীর মৃত্যুর অব্যবহিত পরেই গর্ভমোচন ঘটুক বা কয়েকমাস পরে ঘটুক উভয় ক্ষেত্রেই এক 
নিয়ম । নিজেকে বিরত রাখার অর্থ মাত্র দ্বিতীয়বার বিবাহ থেকে বিরত থাকা নয়, অলংকরণ ও প্রসাধন 


থেকেও বিরত থাকা । 
টু হি পিসি বন NT NT DTT NF NTT TTD TDD 


RATATAT DES 


০০৩০৩০৩০৩০৩০৩০০১৯৯১৯৫৫০০৩৫৩ 


| 
fi 
n) 


ডে 2 হেয়েছেছে যেতে 


কোন গুনাহ নাই তখন তাদের মেয়াদে তারা পোছে 


দূত NE 


EE সেরে CT ৪ ৭ এবং 


(৫ A Bl ০ ভি টি রা ও 
আল্লাহ 


জানেন তোমাদের মলের মধ্যে. মরা তারা নে 


DDD 


চিত 


৫ 122 3 ৪) 165 95 5৩৬12 ৭) 04 
কথা তোমরা বল যে এছাড়া গোপনে তাদেরকে ছা না কিন্তু 


করো 

. A টিপা ZL Ed পপ পা পার্ট Wat CELA 

1) 0 “sy abl Ol lel 0 7১৯1 2৩৪ 
টি যে নিত এবং 2৮7 পোছে 


5২ 6১1৮ ১৪৫ DADA BE 
OE Ee MOLL et 


বড় সহনশীল ক্ষমাশীল আল্লাহ যে তোমরা জেনে তাকে তোমরা অতএব তোমাদের মনের 
ভয়কর 


ES 


সহ 


টিতে পথে যা করতে চায়, তা করার 
ইখতিয়ার হবে; তোমাদের উপর তার কোন দায়িত্ব আসবে না। আল্লাহ প্রত্যেকেরই কাজ সম্পর্কে অবহিত। 


২৩৫, 'ইদ্দত' পালনকালে তোমরা যদি এই বিধবা স্ত্রী লোকদেরকে বিবাহ করার ইচ্ছা ইশারা-ইংগিতে প্রকাশ 
কর, কিংবা তা মনের মধ্যে লুকিয়ে রাখ, উভয় অবস্থায় তা কোন দোষের কাজ নয়। আল্লাহ জানেন, তাদের কথা 
তোমাদের মনে জ!গবেই। কিন্তু সাবধান! তাদের সাথে কোন গোপন চুক্তি বা বাগদানের কাজ করবে না। কোন 
কথা যদি বলতেই হয়, তবে তা প্রচলিত সঠিক পদ্থায় বলবে । আর বিবাহ বন্ধনের সিদ্ধান্ত তখন পর্যন্ত করবে না, 
যতক্ষণ না ইদ্দত’ পূর্ণ হয়। ভাল করে জেনে নাও, তোমাদের মলের অবস্থা আল্লাহ্‌ খুব ভাল করেই জানেন। 
কাজেই তাকে ভয় কর, আর একথা জেনে নাও যে, আল্লাহ্‌ অত্যন্ত ধৈর্যশীল; ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় তিনি নিজেই মাফ 
করে দেন। 


ARIAL: 


—\ 
৬৬ 


৩ 


SE 


তি 


ই ALES TTS 


সুরা আল-বাকারা.২ ১১৬ পারা.২ 


বুল ঃ ত্ 
2 


| EES dG Ey AS ৩ SL FES 


A তাদেরকে স্পর্শ কর নাই যে পর্যন্ত স্ত্রীদেরকে তোমরা তালাক যদি তোমাদের কোন গুনাহ নাই 
R দাও উপর 


পার্ট AE AES Let 444 ৫ ৮? 2 টি Ed 
EER ৯০ 5 ভি 2৮১১০1১১০21 
দা এ তাদের ৰ 
খে কোন মোহর জন্যে 771 অথবা 
০ ১১৮১ (পপ ৫5 পু 5257 745 292 
১১৭৩ ৩৫ US AE Ge 550৩5 msl 
- “িপ্তহীনের উপর বালের 


ন্যায়সংগত পদ্থায় ফায়দা দেবে তার সাধ্যমত ও তার সাধ্যমত 


DD TDD TTD TTD TT ATT AT TDD PT DD 


তাদেরকে তোমরা তালাক [দি ং্‌ রত 
দিয়ে দাও i kk উপর ০৮ tf 
Sn 2D KL 72 কা 2 ট্রে 2৫ 2 \ 
2০১১১ ৩৪ FED Bs rs Ol JS ২ 
ন ও 
মোহর তাদের জনো তোনরা নির্দিষ্ট করেছ অথচ তাদেরকে স্পর্শ করবে যে এর পূর্বেই Y 
AB উল 34 পা ১- ৯৫ 8৮ তির রর 2০2" Y 
Ieea2 sl তা Abby 0 ০১ 
অনুগ্রহ প্রকাশ অথবা অনুগ্রহ প্রকাশ যদি কিনতু নিট করেছ যা অর্ধেক তবে 
করে (পূর্ণদেয়) করে (নানেয় ) (ত্রীরা) (মোহর) ? 
বন্ধন যার হাতে সে 
(তা স্বতন্ত্ৰ কথা) রয়েছে Se 


রুকুঃ৩১ 

২৩৬. তোমরা নিজেদের স্ত্রীদের স্পর্শ করার কিংবা তাদের জন্যে 'মোহরানা' নির্দিষ্ট করার পূর্বে তাদেরকে তালাক 
দিলে তাতে কোন দোষ নেই! এ অবস্থায় তাদেরকে কিছু দেয়া অবশ্য কর্তব্য । স্বচ্ছল অবস্থাশীল ব্যক্তি নিজ 
তওফীক অনুযায়ী এবং দবিদ্র ব্যক্তি তার সামর্থানুযায়ী সঠিক প্রচলিত পন্থায় তা আদায় করবে। বস্তুতঃ এটা 
নেকলোকদের উপর আরোপিত অধিকার বিশেষ। 


2 ANA) / 5) [ 
ASS ১৩০৫৮ ৮৬৬৩০ CG 
বিবাহের রর 


SESS Sern AN 


২৩৭. তোমরা স্পর্শ করার পূর্বেই যদি তালাক দাও, আর তার ‘মোহরানা’ যদি নির্দিষ্ট হয়ে থাকে, তবে এ YY 
অবস্থায় (তালাক দিলে) তাকে অর্ধেক পরিমাণ ‘মোহরানা’ দিতে হবে। আর স্ত্রী লোক নিজেই যদি অনুগ্রহ দেখায় Y 
(‘মোহরানা' গ্রহণ না করে) কিংবা যে পুরুষটির হাতে বিবাহ বন্ধনের সূত্রটি রয়েছে, তবে ত! অবশ্য স্বতস্ত্র কথা। WY 

ট 
4 


সে 


wi 


তর হু TTT SN 


সন্না আল-বাকারা.২ ১১৭ সালা 


[55555 


যে CT 
2 না এবং তাকওয়ার ক্ষেত্রে (তা) তোমরা অনুগ্রহ 
নিকটতর প্রকাশ করলে 


131৮৯ ৪৮5 ০১৩৯ ৩৪219) 5 ৫৫8৫ 


১০১১৮ খুব দেবেন তোমর! কাজ কর ও বির আল্লাহ নিশ্চয় তোমাদের মাঝে 


কু 


জে 
Al 
ঠিক 
ne oes 


১১ 


১2 2 


৫ 


[/| ৮১ 1 1 33% + 1 ১. 
তা ৮৬ ৯৯৪ ৬ ১৯ রত Al A 14 4৫ 
| ৫১ 212 / ০৮৪] 59০৪) 5 ৬৮) 
একান্ত বিনীত আল্লাহর তোমরা এবং মধ্যবর্তী নামাজ এবং সব নামাজ 
ভাবে অনো দাড়িয়ে যাও (অর্থাৎআছরের) (বিশেষ করে) গুলোকে 
১৫২১4 1 Z ros IH ALL 4 222. 2 nf 
/ tee MM. 5 EEG 2 NSC, ৮2৯ 9 
তোমরা নিরাপদ অত্র আরোহী বা পুচ ত ত ঃ 
হও. যখন (নামাজ পড়বে) এ 


০ ৩৯৮০৪ 15 ৫ ৩ ৫৫৫ ৩৫ ৫) 1১ 


LMS Li আল্লাহকে শ্বরণকরতখন 


24 A IBAA রা চরিত SAL রণ 
৩০5০ 9১3৩3 5 is OPH 54১ 2 


তারা রেখে যায় এবং তোমাদের মারা যায় এনং 
যধ্যহতে | 


সামঞ্জস্যশীল। পারষ্পরিক কাজকর্মে সদয়তা দেখাতে কখনো ভূল করো না। তোমাদের যাবতীয় কাজকর্ম আল্লাহ 
দেখছেন। 

২৩৮. নিজেদের নামাযসমূহ পূর্ণ হেফাযত কর। বিশেষতঃ এমন নামায, যা নামাযের যাবতীয় সৌন্দর্যের 
সমন্বয়৮৪। খোদার সম্মুখে এমনভাবে দাড়াও যেমন অনুগত দাস দন্ডায়মান হয়ে থাকে। 

২৩৯. ভয়ের সময়ে পদাতিক কিংবা আরোহী যে অবস্থাতেই হোকনা কেন নামায পড়বে । অতঃপর শাস্তি স্থাপিত 
হলে আল্লাহকে সে নিয়মেই স্মরণ কর, যা তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং যা তোমরা পূর্বে মোটেই 
জানতেনা। 

১] ২৪০. তোমাদের মধ হতে যারা মৃত্যুমখে পতিত হয় এবং পশ্চাতে বিধবা স্ত্রী রেখে যায়, 


N 

|) 

আর তোমরা নকল তবে এ কর্মনীতি ‘তাকওয়ার’ খুবই অনুকূল ও তার সাথে 
রং 

রত 


g ৮৪. মূলে ‘সালাতিল ওয়ানতা' শব্দ আছে। ‘ওয়াসতা' এই শব্দের অর্থ -মধ্যবর্তী বস্তু হতে পারে, আবার এর অর্থ 
) উত্তম ও উন্নততর উৎকৃষ্ট জিনিসও হতে পারে। ‘সালাতে ওয়াসত' -এর অর্থ হতে পারে এরূপ নামায যা | 
সঠিক সময়ে যথাযথ ভয়-ভক্তি-বিনয় ও আল্লাহর প্রতি একাগ্রতা সহ পাঠ করা হয় ও যার মধ্যে নামাযের 
সকল সৌন্দর্য্য বর্তমান থাকে । পবিত্র কোরআনের যে সকল ব্যাখ্যাকার এ শব্দের অর্থ মধ্যবর্তী নামায 


| 

্ 

| গ্রহন করেছেন তারা সাধারণতঃ এর অর্থ “আসরের নামায’ বুঝেছেন। { 
EE সর SSS 


2 


Grd ETA ৫ 5 
5 ৬৪2 2 ok 
কিছু ফায়দা তালাক প্রাপ্তাদের এবং অহাবিজ্ঞ 
7715: পর ১2৬৫ LA 
WN ৪ LE 
এভাবে ু্ার্কাদের 


© 023% 
বুঝতে পার 


তোমরা যেশ 


০০: 


ALS 


তাদের স্ত্রীদের জন্যে 

এ অসীয়াত তাদের করে যাওয়া উচিত যে, এক বছর পযর্ন্ত তাদের জীবিকা ও যাবতীয় খরচ পত্রের ব্যবস্থা যেন 
করে দেয়া হয় এবং তাদেরকে যেন ঘর হতে বিতাড়িত করা না হয়; অবশ্য তারা নিজেরাই যদি চলেযায় তবে 
তাদের নিজেদের ব্যাপারে প্রচলিত সঠিক পন্থায় তারা যা কিছুই করুক না কেন, সে জন্যে তোমাদের উপর কোন 
দায়িত্ব নেই। আল্লাহ সকলের উপর বিজয়ী, শক্তি সম্পন্ন, বিজ্ঞ ও বুদ্ধিমান। 

২৪১. অনুরূপভাবে যে সব ্ত্রীলোককে তালাক দেয়া হয়েছে, তাদেরকে উপযুক্তভাবে কিছু না কিছু দিয়ে বিদায় 
দেয়া কর্তব্য । এটা মুস্তাকী-লোকদের প্রতি আরোপিত কর্তব্য বিশেষ। 

২৪২. এভাবে আল্লাহ ভার যাবতীয় হুকুম-বিধান তোমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন। আশা এই যে তোমরা 
বুঝে শুনে কাজ করবে। 


h 
) 
! 


2০-৯৯১৮৩৩০৩০৩৩৩০৩৩৩০০০৩১০৩০-০৩ 


CALC 


SCS 


AS 


৩১:5১ 


ৃ ১১৯ পারা.২ 


NDI 


১১১১৮৯৯৯১৮৯ 


7? পা রত ৮৫ DRI 
211৯০ 2 2 
35৬ 2 60; 
যুদ্ধকর এবং শোকর করে 
921 ডি লে 
© eS RAE 
সবকিছু দেখেন সবাঁকছু শুনেন আল্লাহ 


০২০০০০৩৩০৩০ 


কুকুঃ৩২ 
২৪৩. তুমি সে সব লোকের অবস্থা সম্পর্কে কিছু চিন্তা করেছ কি, যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর বাড়ী পরিত্যাগ 
করে বের হয়ে পড়েছিল, অথচ তাদের সংখ্যাছিল হাজার. হাজার? আলাহ তাদের বললেন, মরে যাও । অতঃপর 
তিনি তাদেরকে পুর্নজীবন দান করলেন৮৫। বস্তুতঃ আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুখহদানকারী কিন্তু অধিকাংশ 
লোকই তার শোকর আদায় করে না। 
২৪৪. হে মুসলমানেরা! খোদার পথে লড়াই কর এবং খুব ভালরূপে জেনে রাখ যে, আল্লাহ সব কিছু শোনেন এবং 
সব কিছু জানেন। | 


হু হক হু হু 


০৫০৫৫০০৫৫৩০ >) 


hte 


CRA 
82 
A 


. ৮৫. এখানে বনী-ইসরাঈলদের মিশর থেকে বহির্গমনের ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে। সূরা মা'এদায় ৪র্থ 
রুকুতে আল্লাহতা'আলা এই ঘটনার বিস্তৃত বিবরণ দান করেছেন। 
৫৫৩৩ 24 2১2১৯৯৬ 


৫ 


৫৩৫ 


রর 


৩৩০৩৩ 


তারই দিকে এবং সম্প্রসাপ্ত করেন ও সংকুচিত করেন আল্লাহ্‌ এবং 


অপর্ট ০ 5 ত ৩ নেও 2 রি রা (Ad 2 2 22 
১০০৪ (৮55 (8:65 JU 03, 7019 0222 
ৰ 


পরে ইসরাঈলদের খ্রধানদেরকে প্রতি ডুবি নাই কি ০৮৮ 
দেখ 


১] ৯ AA ৪7:7৮ টা টা 2 
050 6৮ YES 25৮ PG ৮৬৪ 


যুদ্ধ করব আমরা একজন বাদশাহ আমাদের নিযুক্ত করুন তাদের পহীকে তারা বলেছিল যখন মূসার 
(তার নের্তৃত্বে) i 


w 2 পর্ণ 35 
আল্লাহর পথে 


১৪৫. তোমাদের মধ্যে এমন কে আছে যে আল্লাহকে ‘করযে হাসানা' দিতে প্রস্তত, তা হলে আল্লাহ্‌ তাকে 
কয়েকগুণ বেশী ফিরিয়ে দিবেন”১। ত্রাস-বৃদ্ধি উভয়ই আল্লাহর হাতে নিহিত। আর তার নিকট তোমাদের ফিরে 
য়েতে হবে। 

২৪৬. অনস্তর সে ব্যাপারটি সম্পর্কেও চিন্তা করে দেখেছ কি, যা মূসার পরে এই বনী-ইসরাঈলদের মধ্যে 
ঘটেছিল? তারা নিজেদের নবীকে বলেছিলঃ আমাদের জন্যে একজন বাদশা নিযুক্ত করে দাণ্ড, যেন আমরা 
আল্লাহর পথে লড়াই করতে পারি। 


৮৬.এখানে “করযে হাসানা” -এর অর্থ পৃণ্য লাভের বিশুদ্ধ প্রেরণায় নিশ্বার্থভাবে আল্লাহর পথে মাল খরচ করা। 
এরূপ ব্যয়কে আল্লাহতা'আলা নিজের যিশ্মায় *করয’ বলে অভিহিত করেছেন এবং এই প্রতিশ্রুতি দিয়েছেন 
যে 'আমি মাত্র আসল" আদায় করব না বরং 'আসলকে বহু গুনে বুদ্ধি করে' পরিশোধ করবো । 


৩০০৩৩5৩5৩2১ ২১৯১ হা 


৩ 


--- পাকা শা শিং 


ঢু 
fi 
রি 
n 
nh 
A 


ত 


ঃ 


টি 


৮1৯৮৬৬০ 


শে tl 
৬১৯ ৬৬ ৪ এ 


রিল 
(৮০ 
খুব অবহিত আল্লাহ এবং তাদের মধ্য হতে স্বল্প সংখ্যক এছাড়া 


LLL GLU! 2244 221 AC / 
2৬৬ 2901 OL ৮৪৮ প্ে ০৩ 5 


নিযুক্ত করেছেন আল্লাহ নিশ্চয় তাদের নবী তাদেরকে ' বলেছিল এবং 


“নবী জিজ্ঞাসা করলেন, তোমাদের প্রতি লড়ায়ের নির্দেশ দিলে তোমরা লড়াই 

করতে অস্বীকার করবে না তো? তারা বললঃ তা কিরূপে হতে পারে যে, আমরা খোদার পথে লড়াই করবনা । 
বিশেষতঃ আমাদেরকে যখন আমাদের ঘরবাড়ী হতে বহিষ্কৃত কর! হয়েছে, আর আমাদের সন্তানদেরকে আমাদের 
হতে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। কিন্তু (কার্যতঃ) যখন তাদেরকে লড়াই করার নির্দেশ দেয়া হল, তখন অতি আল্প 
সংখ্যক লোক ছাড়া তারা সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল- আল্লাহ তাদের এক এক যালেমকে জানেন ও চিনেন। 
২৪৭. তাদের নবী তাদেরকে বলল,আল্লাহ তালুতকে তোমাদের জন্যে বাদশাহ নিযুক্ত করেছেন। 


র 
্‌ 
ৃ 
ৃ 
র্‌ 


0০০৫ 


gm 


= 
A 


শব্দার্থে কুর-১/১৬ 


৪ জা ৩ রি 178 IA EE ৯ 
২০০ 5 ৩৫০ SS OK 91৮3 
আমর! অথচ আমাদের ব তত 
ইত. বা জর তি বত 
পার 
১০ 02 mm উঠি ৩:2৪ SL উস 
মালসম্পদের প্রাচ্য” দেওয়। হয় নাই এবং তার চেয়ে বাদশাহীর অধিক 
তাকে 50 
রে পর্ণ 


ME A 2 AE) LZ ৰ 227 
25 5 28521 প্র) 9) 93 


তোমাদের উপর তাকে মনোমীত আল্লাহ নিশ্চয় নে বলল 


দিয়েছেন করেছেন 
পা C7? 222 চল / EME OM ৮ 
Cd G2 ০1 ১ sel এ Me) 
= পা লারা রি রা পার্ট তে 
যাকে তার রাজত্ব দেন আল্লাহ এবং রীক্নিক শক্তিতে ও জ্ঞানে 
722 ১৪প পা গঠিত ? পা 2 ৮ পা 
(৮৪০১১ ০৪ ০৩ এ তার Rls Wl ১ ৮৯৪ 
তাদের নবী তাদেরকে বলল এবং মহাজ্ঞানী প্রাচূর্যময় আল্লাহ এবং তিনি চান 
2s 92797 % ৯৮ 5 2 atid প্রি ৫ 
LS EH LON Of le হা 6] 
ঘাত মধ্যে নেই সিন্ধুক তোমাদের কাছে (এই) তার বাদশাহীর নিদর্শন নিশ্চয় 
আছে, আসবে যে হবে 


47 
1 22 BA Auld A ৬৬১ ECS 7 CES 
| ১) 7 (৩ ্ 
Cnr ০ dr Le GL পি ০ 


FE ৪ ত তোমাদের 
মূসার ০ ছেড়ে গেছে অবশিষ্ট ও এর প্রশাত্তি 
PLA 32° 2342 23/7 
৮৬ 1164 ৬৯ 
ET] Ae ৩১১১ ০ 5 
ফেরেশতারা 


এ শুনে তারা 

বলল, আমাদের উপর বাদশাহ হয়ে বসার তার কি অধিকার আছে ? বাদশাহ হবার অধিকার তার অপেক্ষা 
আমাদের বেশী। সে-তো কোন বড় ধনী ব্যক্তি নয়। নবী উত্তরে বলল, আল্লাহ তোমাদের পরিবর্তে তাকে 
যনোনীত করেছেন এবং তাকেই শারীরিক ও মানসিক উভয় প্রকার যোগ্যতা প্রচুর দান করেছেন। বস্তুতঃ আল্লাহ 
যাকে চান তাকেই তাঁর রাজ্য দানের ইখতিয়ার রয়েছে। আল্লাহ কোথাও সংকীর্ণতার মধ্যে লিপ্ত নন এবং সবকিছু 
তার জ্ঞানের আওতাভূক্ত। 


টিবি 


৯৯৮ 


১৯১১২১৮১১৯৮ a DTaP 


ক 


pS pr Pg 


এপ 


PEP oF নি 


< 


এ ছে « 


ey 
a 


aA DDD 


=] 


LAD 


এ 


২৪৮. সে সংগে তাদের নবী একথাও তাদেরকে বলে দিল যে, খোদার তরফ হতে তার বাদশা নিযুক্ত হবার | 


নিদর্শন এই যে, তার (বাদশাহী) আমলে সে সিন্দুক তোমরা ফিরে পাবে, যাতে তোমাদের খোদার নিকট হতে 
তোমাদের শাস্তনার সামগ্রী রয়েছে, যাতে মূসা ও হাকুণের উত্তরাধিকারীদের অবশিষ্ট বরকত পূর্ণ জিনিস রয়েছে 
এবং যা এখন ফিরেশতারা ধারণ করে আছে। 


দুদু 
১ 


পেশি ৮ শিশাপপীপা শেপ পাশা ীপপাীীশী ও শট 


সূরা আল-বাকারা.২ ১২৩ পারা.২ 
টি সু ৯৯ 
1] 1৫4? [ৰু 62222277261 nl ৮.৫ 

105 ও (Oe wi ৪ NJ) ১ (3 ঠা 


[ 22 এ পা 
রর রে নি | পেতেও 
ভ। অতিক্রম অতঃপর তাদের মধ্যে শ্বম্ সংখ্যক ব্যতীত তা থেকে তারা অতঃপর তার হাত দিয়ে 
Vis মি পান করল (সেটা ভিন্ন) 

৫১৫০ A AANA ৮1 CZ 22/1 পতিত / 
11 ENE 42 ভিত 09 55 
আজ আযাদের শক্তি নাই তারা তার সাথে ঈমান যারা ও 

ছল এনেছিল 


তার সৈনাদের 
নি িরিররসারিনবালারা ররর লাল, (সাথে যুদ্ধের) 
বস্তুতঃ তোমর! ঈমানদার হলে, এর মধ্যে তোমাদের জন্যে বিরাট নিদর্শন রয়েছে। 
রুকুঃ৩৩ 
{| ২৪৯. অতঃপর তালুত যখন সৈন্যবাহিনী নিয়ে রওনা হল, তখন সে বলল, একটি নদীকে কেন্দ্রকরে আল্লাহ 
তোমাদের পরীক্ষা ও যাচাই করবেন। যে তার পানি পান করবে, সে আমার সংগী নয় । আমার সাথী কেবল সে 
1958 57775578587575548 
ছাড়া আর সকলেই তা হতে আকণ্ঠ পানি পান করে পরিতৃপ্ত হল। এর পর তালুত এবং তার সহযাত্রী মুসলমানেরা 
যখন নদী পারহয়ে সামনের দিকে অগ্রসর হল, তখন তারা তালুতকে বলল, আজ জালুত এবং তার সৈন্য বাহিনীর 
সাথে মোকাবিলা করার কোন শক্তিই আমাদের মধ্যে নেই৮৭। 


৮৭.সম্তবতঃ এ উক্তি সেই সব লোকদের যারা প্রথমেই নদীতে নিজেদের ধৈর্যহীনতার পরিচয় দিয়েছিল। 
৬৯ সু ত 


৯৯১৯৯৫৩৫৫৫৩ 
9 EET 


CCE CCAS 


তু 


এ ১2) 3 GAGS ও $ 2 ৩ 


বিরুদ্ধে আমাদেরকেসাহায়া এবং আমাদের পদক্ষেপ দৃঢ়ৰ্কর সবর আমাদেরকে 


টি 


রং 2 22 28 Ad হু 24? 

SA OG ৮৪ 2৪ OPS 2% 

আল্লাহর ছকুমে তাদেরকে তার! অতঃপর _ কাফের জাতির 
পরাজিত করল 

ৰ ৮ 9৬ রাজের রা কি রা 

5 Al হা 2] 5 210 ১৪1১ ৩, EX 

ও রাজত্ব আল্লাহ le এবং জালুতকে দাউদ হত্যা করল এবং 


তিনি চেয়েছেন (বিভিন্ন জিনিসের) তাকে শিক্ষা 
রা ) ও হিকমত 


কিন্তু যারা মনে করত যে, তাদেরকে একদিন | 
খোদার সাথে নিশ্চয় সাক্ষাৎ করতে হবে, তার! বললঃ অনেকবারই দেখাগেছে যে, এক ক্ষুদ্রতম দল যোদার 
অনুমতিক্রমে একটি বৃহত্তর দলের উপর জয়ী হয়েছে। আল্লাহ নিশ্চয়: ধৈর্যশীলদের সংগী রয়েছেন। 

২৫০. যখন তারা জালুত ও তার সৈন্য বাহিনীর সম্মুখীন হল, তখন তারা দোয়া করলঃ “হে আমাদের খোদা, 
আমাদের ধৈর্ধদান কর, আমাদের পদক্ষেপ সুদৃঢ় কর এবং এ কাফের দলের উপর আমাদেরকে বিজয় দান কর" । 
২৫১. শেষ পর্যন্ত খোদার অনুমতিক্রমেই তারা কাফেরদেরকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা 
করল। আল্লাহ তাকে রাজত্বজ্ঞান-বিজ্ঞান দিয়ে ভূষিত করলেন এবং তার নিজ ইচ্ছানুযায়ী বিভিন্ন জিনিসের জ্ঞান 

পু 


সু তু তু হত 


Si A AACS ad he 


তু meg 


EE 


ho 


টি 


রি 


তি 


তে (অনয) তকে দিযে তাদের কাউকে লোকদেরকে আল্লাহর প্রতিহত 
(পক্ষহতে) (করাহত,) 


2 ogi ৫ ০১৯১ ১১ 29 ৪৮5৩০ 


ঠা 


5৫2 2 এ: ঠ ৯০৪ LL CH dh 


বিথাযথভাবে তোনার কাছে তাগো করছি চর 


( 


আল্লাহ যদি এভাবে মানুষের একটি দলকে অপর একটি দলের দ্বারা দমন না করতে থাকতেন, 

তবে পৃথিবীর শৃঙ্খলা নষ্ঠ হয়ে যেত; কিন্তু দুনিয়ার লোকদের প্রতি আল্লাহর বড়ই অনুগ্রহ রয়েছে (তিনি এভাবেই 
বিপর্যয় রোধের ব্যবস্থা করে থাকেন)। | 
২৫২. এ সবই খোদার নিদর্শন, যা আমি যথাযথ ভাবে তোমাদের নিকট পেশ করছি এবং তুমি নিশ্চয় প্রেরিত 
পুরুষের মধ্যে একজন। 
২৫৩. এই রসূলগণ- যারা আমার পক্ষহতে মানুষকে হেদায়াত দানের জন্যে নিযুক্ত রয়েছে-আমরা তাদের 
কাউকে অপরাপর নবীদের অপেক্ষা অধিক মর্যাদা দান করেছি। তাদের মধ্যে এমনও ছিল, যার সাথে স্বয়ং 

আল্লাহ-ই কথাবার্তা বলেছেন, কাউকে আবার অন্যান্য দিকদিয়ে উচ্চ সম্মান দান করেছেন এবং অবশেষে মরিয়ম 
পূত্র ঈসাকে উজ্জ্বল চিহ্নসমূহ দান করেছি ও "পবিত্র আতা দ্বারা” তাকে সাহায্য করেছি। 


টি 
টা 


ছায়া 


১৩০৩০০০৩০৩৫ ৯2, 


লড়ত 
La Cl 


| 
1 
I 
Ip 
{ 
b 
\ 
Y 
1 


উজ্জ্বল নিদর্শন দেখতে পেয়েছিল - তারা এই রসূলদের পর পরম্পরে লড়াই করতে পারতনা, কিন্তু (জোর- 
জবরদস্তি করে লোকদেরকে মতবিরোধ হতে বিরত রাখা আল্লাহর নিয়ম নয়, এজন্যে) তারা পরম্পর মতবিরোধ 
করল, কেউ ঈমান আনল, আবার কেউ কুফরীর পথ অবলম্বন করল। আল্লাহ চাইলে তারা কখনই লড়াই করত 
না; কিন্তু আল্লাহ যা চান তাই করেন 

ক্ুকুঃ৩৪, 

২৫৪. হে ঈমানদারেরা, যা কিছু মাল আমি তোমাদেরকে দান করেছি তা হতে ব্যয় কর, সেই দিনের উপস্থিত 
হওয়ার পূর্বে- যে দিন না ক্রয়-বিক্রয় হবে, না বন্ধুতা কোন উপকারে আসবে, আলির কোর হাতি 


RARELY EEE EE TTT SET NAY 


৫৯৪০ 


2 21৫. হর ৮ পাঠ 
Aw 5 > 1 


Y 2) 


তন্দ্রা ০০১১ { তা চিরগ্রীব তিনি ছাড়া হি নাই আল্লাহ 
হরর রত পা ৯ ? 
+ U2) (3 ৩ রি ৬০১৪ ©) 4 ৮259 


তারই ঘুম না 
জন্যে 


উর 


যা(আছে) তিনিজানেন তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে যে সে কে 


(এমন) 
রণ টা 2 At 224204 ৮ ৮ 27227257272 
৩ ot ০৯ ৯ 5 ASE 5 2০? 
- পা lad ক 
ভারা আয়ত্ব করতে হ্‌ ত 
আয়ত্ব না এবং  ভাদের পিছনে যাকিছু এবং তাদের সামনে 


২৫৫. আল্লাহ সেই চিরঞ্জীব শাশ্বত সত্তা, যিনি সমগ্র বিশ্ব চরাচরকে দৃঢ়ভাবে ধারণ করে আছেন, যিনি ছাড়া আর 
কোন খোদা নেই, তিনি না নিদ্রা যান, না তন্দ্রা তাকে স্পর্শ করে আকাশ মন্ডল ও পৃথিবীতে যা কিছু আছে সব 
তারই। কে এমন আছে যে তাঁর দরবারে তাঁর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? যা কিছু বান্দাদের 
(লোকদের) সন্মুখে রয়েছে তাও তিনি জানেন; আর যা কিছু তার অগোচরে সে সন্বন্ধেও তিনি ওয়াকিফহাল। তার 
জ্ঞাত বিষয় সমূহের মধ্যে হতে কোন জিনিসই তাদের (লোকদের জ্ঞান-সীমার) আয়ত্বাধীন হতে পারেনা । অবশ্য 
কোন বিষয়ের জ্ঞান তিনি নিজেই যদি কাউকে জানাতে চান (তবে অন্য কথা)। তার সাম্রাজ্য” “সমগ্র 
আকাশমন্ডল ও পৃথিবীকে পরিবেষ্টন করে আছে। এঁ সবের রক্ষণাবেক্ষণ এমন কোন কাজ নয় যা তাকে ক্লান্ত 
করে দিতে পারে । বস্তুতঃ তিনিই এক মহান ও শ্রেষ্ঠতম সত্তা। 


৮৮.মূল শব্দ- 'কুরসী' । এ শব্দ সাধারণতঃ রাষট্র-শক্তি ও ক্ষমতার রূপক বা প্রতীকরপে ব্যবহার করা হয়। 
তব 


টুকু তু EARLE AL TR ০৯১৯৮ MY Dr ANDO DDD TD TN) 
= ারাপ পিপি (০ »াশশশ্টিশাাশি্ল — ——————  — — শালি শি —  — — — — শশাসীটিটি শিপীিিকি্টশলিলীশটিশি 


ইল 


552০৯ 


ETAL ADD 


(৫০১১ 


এ 
GA mk 


পুত 


৫৩ 


bs 


pe 


সূরা আল-বাকারা.২ ১২৮ পারা-৩ 
সু 


৪41 ৫৫৮৫ রর ৯ হে 
৩৬১১) (৩১১৩ ৬৬ টু পভ ) 
দ্বীনের 


 শুদ্ধ-নির্তৃল পথ স্পষ্ট হয়েছে 


রে 2 A Ed ৫ 5 ৩৮ 
DE 02% 52 ৬১৬৪৬ HL 


আল্লাহর উপর ঈনান আনবে ও খোদাদ্রোহীতাকে অস্বীকার যে অতঃপর ৫৮ 
করবে চিন্তা 


০5225 


৬ SY আঠা ১৭৩ 
না রজ্জব 


য়া ছিনহওয়ার মজবুত করে 


of 


£4 ৮ 3 ট্রে A 
৮1৯৮০] (০2৬৩) (3১ 
তি ১... ১8 
2 পেত ? 

যায়া এ 


2 
b 23" 
$22) 
অস্বীকার ২. আলোর - 
করেছে 


SEC 


৮৬০৮ 


করে পৃথক করে রাখা হয়েছে। এখন যে কেউ ‘তাগুতকে'৯০ অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান আনল সে এমন 
এক শক্ত রজ্জু ধারণ করল, যা কখনই ছিড়ে যাবার নয় এবং আল্লাহ (যার আশ্রয় সে গ্রহণ করেছে) সবকিছু শ্রবণ 
করেন ও সবকিছু জানেন। ' 

২৫৭. যারা ঈমান আনে, তাদের সাহায্যকারী ও পৃষ্ঠপোষক হচ্ছেন আল্লাহ, তিনি তাদেরকে অন্ধকার হতে 
আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরী অবলম্বন করে, তাদের পৃষ্ঠপোষক হচ্ছে 'তাণত'৯১; 


পু 


জু 


৯০. আভিধানিক অর্থে এরূপ প্রত্যেক ব্যক্তিকে ‘তাগুত’ বলা যায়, যে নিজের বৈধ সীমা লংঘন করে। বান্দাহ 
খখন বন্দেগীর সীমা লংঘন করে নিজে মনিব ও প্রভু হওয়ার ঠাট জমিয়ে খোদার বান্দাদেরকে দিয়ে নিজের 
বন্দেগী-দাসতব করায় তখন কোরআনের পরিভাষায় তাকে তাগুত বলা যায়। 
৯১. ‘তাগুত’ শব্দটি একবচন হলেও এখানে তা বহুবচনের অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তাওয়াগিত- তাগুত [| 
সমূহ। খোদার দিক থেকে মানুষ যখন মুখ ফিরিয়ে নেয়, তখন সে মাত্র এক তাগুতের জালে ফাঁসে না বরং 

ংখ্য “তাগুত' তখন তার স্কন্ধে চেপে বসে। 


AAAS CCA CATA CCA AAS ০ ৮৯৮১৯৯৮১১৯৯৯৮৯৯৯ 
৯১৯৯৯ 


৮৯. অর্থাৎ কাউকে 'ঈমান' আনার জন্য বাধা করা যেতে পারে না। র | 


ক 


০০৩৫০৩৩০৩৩০ 


ও 


EE 


০২২ +0 mm শী 


সূরা আল-বাকারা.২ রী ১২৯ পারা.৩ 
10৩৩৩ ৪ 


14 ৫ ণ। ০৫ 
৮০৮৯০ (31 c+! 
অন্ধকারের দিকে আলো 


ভাব মরণ তারা 


ঠা 2 রি ১৮6 
£ এ ~~) লি (5৬১৮ রর 
* এজন্য) তার od ত তার প্র 
2 ( সর ) রব সম্বন্ধে 7 এন € রা 


ও (৬৬06 2215) 06 2 ০৬ Hl 


1 (এ সত্বা) রি ইবরাহীম বলেছিল যখন রাজত্ব আল্লাহ 


তারা তাদেরকে আলো হতে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায়। এরা জাহান্নামে যাবার লোক, সেখানে তারা 
চিরদিন থাকবে । | 

ক্রকুঃ৩৫ 

২৫৮. তুমি কি সে ব্যক্তির অবস্থা চিন্তা করনি যে ব্যক্তি ইব্রাহীমের সাথে তর্ক করেছিল৯২? তর্ক একথা নিয়ে যে 
‘রব'-কে এবং তা এজন্যে হয়েছিল যে আল্লাহ তাকে রাজতৃ দান করেছিলেন। ইব্বাহীম যখন বলল, আমার রব 
তিনিই-জীবন ও মৃত্যু যার ইবতিয়ারতুক্ত রয়েছে। সে তখন উত্তর দিল, জীবন ও মৃত্যু তো আমার ইখতিয়ারে 
রয়েছে। ইব্রাহীম বলল, তা-ই যদি সত্যি হয়, তবে আল্লাহ তো সূর্য পূর্বদিক থেকে প্রকাশ করেন, তুমি একবার 
তাকে পশ্চিম দিক থেকে প্রকাশ করে দেখাও। একথা শুনে সত্যের সে দুশমন নিরুত্তর ও বিমূঢ় হয়ে গেল। 


| ৯২. “ই ব্যক্তি' বলতে এখানে হযরত ইবরাহীমের (আঃ) মাতৃভূমি ইরাকের বাদশাহ 'নমরূদ'কে বোঝানো 
হয়েছে। | 


সু হু চু ৯১৮৮১৯৯১৮১৬ 
০২৮৭75777777777777-55557 
'শবার্থে কুর-১/১৭- 


সূরা আল-বাকারা,২ ১৩০ পারা ৩ 
০ ৯ 


র্যে দৃষ্টান্ত অথবা “যানের ‘প্রদায় সঠিক পথ না আল্লাহ এবং 
(খলোকের) দেখান 
ES 1 


tl oS 23১১৮ 


কিরূপে তার ছাদগুলোর 


করছিল 


৪60 21 2৪৩ 
একশত আল্লাহ 
EA ৩ (06 ৮০৫ ৫ 05 ৪৫ নি 


একদিন নে বলল ই অস্থি কভকাল (তাকে) তাকেপুনজীবিত এরপর 
2 b 8 করলেন এরপর (পর্যন্ত) 


eT 


বরং তিনি বললেন দিনের কিছু অংশ কিংবা 


৬০5 2 ৬৬৬ 3) 550 
তোনার্র পানীয়ের ও তোমার খাদ্যের অতঃপর 
(দিকে) লক্ষ্য কর 


কিন্তু আল্লাহ যালেমকে কখনো সঠিক পথ দেখান না। 

২৫৯. অথবা উদাহরণ স্বরূপ সে ব্যক্তির কথা চিন্তা কর থে এমন একটি বস্তিতে গিয়ে পৌছেছিল যা উপুড় হয়ে 
ধ্বসে পড়েছিল। সে বলল, এ জনপদ- যা ধ্বংস হয়ে গিয়েছে একে আল্লাহ পুনরায় কিভাবে জীবস্ত করবেন? 
অতঃপর আল্লাহ তার প্রাণ হরণ করে নিলেন এবং সে একশত বছর পর্যন্ত মৃত অবস্থায় পড়ে থাকল। অতঃপর 
আল্লাহ তাকে পুনজীবিত করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, বল কতকাল পড়েছিলে? সে বলল, একটি দিন 
কিংবা কয়েক ঘন্টা মাত্র। আল্লাহ বললেন, তোমার উপর দিয়ে এমনি অবস্থায় একশতটি বছর অতীত হয়ে 
গিয়েছে। এখন তোমার খাদ্য ও পানীয় একবার পরীক্ষা করে দেখ যে, তাতে বিন্দুমাত্র পরিবর্তন দেখা দেয়নি। 


2৩222 
ও টু ০22 


fs 


সূরা আল-বাকারা.২ ১৩১ 
FE 


27) ALL DL OAL 212 J পে 

421 ৬৬৩৪7 2 ০১৩৯ ও) 58) 5 

নির্দশন তোমাকে যেন আমরা এবং তোমার গাধার প্রতি লক্ষ্াকর এবং 
বানাই (দিকে) 


যখন এবং 


তিনি মৃতদেরকে 


বললেন 


5 নু ৫ aE 
০ « 
> ভিত 
আমার অন্তরকে প্রশাত্ত করার 
জনো 


অপরদিকে একবার তোমার গাধাটাকেও দেখ, (যে, তার দেহ পাজর পর্যস্ত জীর্ণ হয়েছে) আর আমরা এটা 
এজন্যে করেছি যে, আমরা তোমাকে লোকদের জন্যে একটি দৃষ্ঠাত্ত বানিয়ে দিতে চাই। তারপর দেখতে থাক, 
হাড় গোড়ের এই পার্জরকে উঠিয়ে আমরা তাকে কিভাবে মাংস ও চামড়া দিয়ে ভরে দেই, এভাবেই প্রকৃত সত্য 
ব্যাপার যখন তার সম্মুখে উদঘাটিত হল তখন সে বললঃ আমি জানি যে আল্লাহ সর্বশক্তিমান । 

২৬০. সে ঘটনাও স্মরণে রেখো, যখন ইব্রাহীম বলেছিলঃ হে খোদা, আমাকে দেখায়ে দাও তুমি মৃতকে কেমন 
করে পূনজীবিত কর। আল্লাহ বললেন, তুমি কি তা বিশ্বাস করনা? সে বলল, বিশ্বাস তো আমি করি! কিন্তু শুধু 


aa Si i i Stn Pam 


RATIO ১০4০০৩০০০৩৩ 


টি আল-বাকারা.২ ১৩২ 


১ পরপর ৫ ন AAS 
2 ES ও এই 


সাতটি ভা উপ রি [ss 
চট 


আল্লাহ এবং 


আল্লাহ্‌ বললেন, তবে তুমি চারটি পাখী ধর এবং সেগুলিকে নিজের সাথে সুপরিচিত 
করে নাও । তার পর ওদের এক একটি অংশ এক একটি পাহাড়ের উপর রেখে দাও, অতঃপর তাদের ডাক, তারা 
তোমার নিকট দৌড়ে আসবে । বিশেষভাবে জেনে নাও যে, আল্লাহ অতিশয় ক্ষমতাশালী ও বিজ্ঞানী । 


২৬১. যারা নিজেদের ধন-সম্পদ আল্লাহর পথে খরচ করে তাদের খরচের দৃষ্টান্ত এইঃ যেমন একটি বীজ বপন 
করা হল, এবং তা হতে সাতটি ছড়া বের হল আর প্রত্যেকটি ছড়ায় একশতটি “দানা' হয়েছে । আল্লাহ যাকে চান 
তার কাজে এভাবেই প্রাচূর্য দান করেন । তিনি উদারহস্তও বটে এবং সর্বাভিজ্বঞও। 


০১০০২ DD 


es ade mii 


একা ০ শি 2 i I 


সূরা আল-বাকারা.২ ১৩৩ পারা.৩ 


22 । চি 


৩১৯৭ শু ES ১৯০ Eee ৩ 


না এরপর এ 


253 p24 


ডি টা 


| 
ৃ 


্থ 


ং 
টা চি £ abl চে 4? ০৩ 2১ 2 


দিনে. ও আল্লাহর প্রতি নিশ্বাস করে না আর লোকদের দেখান তাল মাল 


ae 


২৫) টপ পাস ৯১, 


২৬২. যারা নিজেদের ধ--সম্পদ আল্লাহর পথে খরচ করে এবং তার প্রতিদান চেয়ে বেড়ায় না, (অনুগৃহীতকে) 
কোন প্রকার কষ্টও দেয় না, তাদের প্রতিফল তাদের খোদার নিকট সুরক্ষিত এবং তাদের কোন চিন্তা ও ভয়ের 
কারণ নেই। 

২৬৩. একটু মিষ্ঠি কথা এবং কোন দুঃসহ ব্যাপারে সামান্য উদারতা দেখান সে দান অপেক্ষা ভাল- যার পিছনে || 
আসে দুঃখ ও তিক্ততা । আল্লাহ কারো মুখাপেক্ষী নন, ধৈর্য ও সহিফ্ণুতাই তার গুণ। 

২৬৪, হে ঈমানদারেরা, তোমরা নিজেদের দান-খয়রাতের কথা বলে (অনুগ্রহের দোহাই দিয়ে) এবং কষ্টদিয়ে 
উহাকে সে ব্যক্তির ন্যায় নষ্ট করোনা যে ব্যক্তি শুধু লোক দেখাবার উদ্দেশ্যেই নিজের ধন-মাল ব্যয় করে; না | 
আল্লাহ্‌র প্রতি ঈমানরাখে, না পরকালের প্রতি । 


০০০১১ 


টা ৫ 


রর উপর 
হয় আছে 
এরি sy av 
G5 3৩ 933৬৬ S 
কোন কিছুই এক্ষেত্রে EE না. 


1৪ 0১৮৩ BY ৪৬ 


(যারা) লাকদেরকে ,হেদায়ার্ড দেন 
স্বীকারকারী 


EAE AEA 0293 051 


PILL 


yi (31 এ তি (7021 


তার ফলমূল আলে অতঃপর প্রবল বৃষ্টি তাতে বার্ধত হয় 


ERA ONE CL 20) 2 ৮৪০৪ 632 ৪ 


সম্যক দ্ৰষ্টা তোমরা কাজ করছ (বি) আল্লাহ এনং সাঘানয তবে প্রন বাষ্ট তাতে বর্ষিত হয় 
- বৃষ্টিই (যথেষ্ট) 

তার খরচের দৃষ্টান্ত এরূপঃ যেমন একটি চাতাল, যার উপর মাটির 

আস্তর পড়ে আছে। তার উপর যখন মুষলধারে বৃষ্টি পড়ল, তখন সমস্ত মাটি ধুয়ে বয়েগেল, এবং গোটা চাতালটি 
5575/57155581585/88575855৮৮/9555 
আসে না। আর কাফেরদেরকে হেদায়াত করা.আল্লাহর রীতি নয়৯৪। 

২৬৫. পক্ষান্তরে যারা নিজের ধন-মাল খালেসভাবে আল্লাহর সস্তোষ লাভের জন্যে মনের একাস্তিক স্থিরতা ও 
দৃঢ়তা সহকারে খরচ করে, তাদের এ ব্যয়ের দৃষ্টান্ত এরূপ, যেমন কোন উচ্চভূমিতে একটি বাগান, প্রবল বেগে 
বৃষ্টি হলে দ্বিগুন ফল ধরে, আর জোরে বৃষ্টি না হলেও বৃষ্টির রেনুই উহার জন্যে যথেষ্ট হয়। বস্তুতঃ তোমরা যা 
কিছু কর খোদার গোচরীভূত রয়েছে। 


৯৪. এখানে “কাফের ' শব্দ অকৃতজ্ঞ ও নেয়ামত-অস্বীকারকারীর অর্থে ব্যবহৃত হয়েছে৷ 


ডি BES ECE LET DOD DD 


৫ ২৩৩০৩ 


টি 
[ 


RRR SRR ১১১ 


বহুত 


fs না 
ৰ্ 2৯ %. ৩ » £ ৫০ A ALA EA AL DDL SAD 
+ ৬৪৯ ০৫ Ls এ ০৩ 0 3 ৩৬৮ ১৯] 
ও খেজুরের একটি বাগান তায় জন্যে হবে যে তোযাদেরকেউ কামনা করে |! 
পর্ণ টা A 27172 ৮৫ ৩ > 2) 2, ৮ 2৮ 
২৪৪ 2 ৮৮৪১৭) ১৪০ ০০ UT ০৬৬1 
তার মধ্যে আছে ঝর্ণাসমূহ তার পাদদেশে প্রবাহিত হয় এ 
Als | 
XS ৬ 7 (dL B/D ঠাপ ৮ // ww 
০১০০৯ 2০ তা চি ৪ ৫১১৯ ০ (১০ 
সন্তান সত্রতি তার যখন বার্ধক্য ভার উপনীত এবং রর সব ধরণের রর 
তর নীতি এবং ফলমূল সব ধর 
হক ০1৫ Gs তত ডাকি ও ₹/৮(-/ 4৫ 
৮০১১৩ 56 এ 5028) Et ss 
2 a 
পুড়ে খেল অতঃপর আগুন তার মধা ঝড় ঝ $£ 
(সেই বাগান) আছে by আৰাত করল” দর্বল 
লা 
ধা] ৮০1৫ হার্বিতর | 12 LEH 5৭ নিত 
ধা ৪৩ ৬২৯ 7 AoA 


চিন্তা করবে আশ! করা যায় নিদর্শনাবণী তোমাদের আল্লাহ বর্ণ 
রী বর্ণন্করেন এভাবে 


রে 


২৬৬. তোমাদের কেউ কি এ কথা পছন্দ করে যে তার একটি শস্য-শ্যামল বাগান হবে, তা ঝর্ণাধারায় সিক্ত এবং 
খেজুর, আংগর- সব রকমের ফলে ভরপুর হবে, আর ঠিক সে সময়ে-যখন সে নিজে বৃদ্ধ হল ও তার অল্প বয়ক 
সন্তানেরা কোন কাজের উপযুক্ত হয়নি-একটি উত্তপ্ত দ্রুতগামী হাওয়া লেগে তা জ্বলে ভস্ম হয়ে যাবে৯৫? 
এভাবেই আল্লাহ তার নিজের কথাগুলি তোমাদের সম্মুখে বর্ণনা করেন, যেন চিন্তা ও গবেষণা কর। 


সস 


৯৫. অর্থাৎ যখন তোমাদের জীবন-ব্যাপী শ্রম-সাধনায় উপার্জিত ধন-সম্পদ থেকে উপকৃত হওয়া তোমাদের জন্য 
সব চেয়ে বেশী আবশ্যক ও নূতন ভাবে উপার্জন করার কোন সুযোগই বর্তমান নেই, এমন এক সংকট 
সময়ে তোমাদের সকল সম্পদ অকম্মৎ ধ্বংস হয়ে যাওয়া তোমরা পছন্দ কর না তবে তোমরা একথা কেমন 
করে পছন্দ করছো যে, দুনিয়ায় জীবন তোর শ্রম করার পর পরকালের জগতে পা রেখেই তোমরা দেখতে 
পাবেঃ তোমাদের সারা জীবন-ব্যাপী কর্ম-কান্ডের সেখানে কোন মূল্যই নেই, দুনিয়ার জন্য তোমরা যা 
কিছুই উপার্জন করেছিলে তা দুনিয়াতেই রয়ে গিয়েছে, এবং পরকালের জন্য তোমরা এমন কিছুই উপার্জন 

করে নিয়ে যাওনি, যার ফল তোমরা সেখানে ভোগ করতে পারো? Lt 


৩৩৫৩4--৫৫ত-৬ SDDS 


ce ————_——_————— — _— 


2৩2০৩২৩2525 


সূরা আল-বাকারা.২ ১৩৬ পারাত 


২৬৭. হে ঈমানদারেরা, তোমরা যে সম্পদ উপার্জন করেছ এবং যা কিছু আমরা তোমাদের জন্যে জমি হতে 
উৎপাদন করেছি তা হতে উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে খরচ কর! এরূপ হওয়া উচিত নয় যে, খোদার প্রথে খরচ 
করার জন্যে নিকৃষ্টতম জিনিষগুলি বেছে নিতে চেষ্টা করবে । কেননা সে জিনিসই যদি কেউ তোমাদের দেয় তবে 
তোমরা তা গ্রহণ করতে কিছুতেই রাজী হবেনা-তা গ্রহণ করার ব্যাপারে উপেক্ষা প্রদর্শন ছাড়া । তোমাদের জেনে 
নেয়া উচিৎ যে, আল্লাহ কারো মুখোপেক্ষী নন ও তিনি সবচেয়ে উত্তম গুনে বিভূষিত । 

২৬৮. শয়তান তোমাদেরকে দারিদ্রের কথা বলে ভয় দেখায় এবং লঙ্জাকর কর্মনীতি অবলম্বন করতে প্রলোভিত 
করে। কিন্তু আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও অনুগ্রহের আশা প্রদান করেন। আল্লাহ বড়ই উদারহস্ত ও সবজ্ঞ। 
২৬৯. তিনি যাকে চান, জ্ঞান ও সুবুদ্ধি দান করেন; 


০৯৬ 


৬৩২০৩ 
এস 


282৮০৮১৮০০০ 


oe 9 


yy Pea 


ও 
১০ 


aT om an No Wa Da 


০০৫০০ 


০9 


৫ 


পার ৩০টি পা ঠা 


০৮৯৯) 

ভালভাবে ভোষরা কাজ কর ব্য আল্লাহ 

অবহিত 
আর যে ব্যক্তি এ জ্ঞান লাভ করল, কৃত পক্ষে সে বিরাট সম্পদ লাভ করল। এসব কথা হতে তারাই শিক্ষা রঃ 
ও উপদেশ গ্রহণ করতে পারে যারা বুদ্ধিমান । 
২৭০, তোমরা যা কিছু খরচ করেছ আর যে নযরই৯১ মেনেছ, আল্লাহ তা ভাল ভাবেই জানেন; প্রকৃতপক্ষে 
যালেমদের কেহ সাহায্যকারী নেই। £ 
২৭১. তোমরা তোমাদের দান-সদকা যদি প্রকাশ্যতাবে দাও তবে তাও ভাল, যদি গোপনে অভাবি লোকদেরকে 
দাও তবে তা তোমাদের পক্ষে বেশী ভাল, এক্ূপ কাজের ফলে বহুসংখ্যক পাপ মিটে যায়। আর 


৯৬, শি তা সল্প সস 
যেকাজ তার পক্ষে ফরধ ছিল না, তবে তাকে 'নযর' বলা হয় । যদি এই উদ্দেশ্য কোন হালাল ও জায়েয- 
. সিদ্ধ ও বৈধ বিষয় সম্পর্কে হয় ও তা আল্লাহতা"আলারই কাছে প্রার্থনা করা হয়, এবং তা সফল. হলে তার 
বিনিময়ে যে কাজ করার অঙ্গিকার করা হয়। তা যদি শুধু আল্লাহতা'আলারই জন্য হয় তবে এরূপ ‘নযর' 
আল্লাহর আনুগত্যের পথে হয়েছে বলা যায়; এবং এরূপ ‘নযর' পূর্ণ করা পুরষ্কার ও সওয়াবের কাজ । আর 
যদি এরূপ না হয়, তবে সে 'ন্যর মানা ও তা কেরা আল্লাহর আযাবের কারণ হবে। 


টস Tanna La a a a সম 


শব্দার্থে EEE 


সূরা আল-বাকারা.২ | ১৩৮ -_ পারা৩ 
ত হক সস সস SE 


১০৬ 


ঃ 
২১২১০ 


৮৩৩৩ 


তি 


কি ৩৩252525525 5০22 


ORES 201 ০৯০0 9৫9৮ 4598 


পারে -না আল্লাহর পথে আটকেপড়েছে যারা 


রর ৮,১৫5 এ 2292424 পাব % ১4 
৮ ৃ ) ) 
02 7 ১৩৩ Ams ১ ০৪১০ 3 (৮5 


নী রে বৃ 


কয়ে (আৰ্থাৎ উপার্জনকরতে) করতে 
ALCS 4 AK AE AAA 22!2 রন 2% / 
b ৩! (১৩) ০৮৬৪ ৯) ৪৫০০১ ৩১১ ০22০৩] 
নাছোড় হয়ে মানুষ তারা চায় না তাদের লক্ষর্ণ তাদেরকে চিনবে বিরত থাকায় 


২৭২. লোকদেরকে হেদায়াত দান করার দায়িত্ব তোমার উপর নয়। কেননা হেদায়াত তো আল্লাহই যাকে চান 
দান করেন। আর দান-খয়রাতে তোমরা যে মাল খরচ কর তা তোমাদের নিজেদের জন্যে কল্যাণকর । তোমরা 
এজনোই তো খরচ কর যে, তোমরা খোদার সন্তোষ লাভ করবে । কাজেই তোমরা যে সব ধন-মাল দান- 
খয়রাতের ব্যাপারে খরচ করবে, তার পুরোপুরি প্রতিফলই তোমাদেরকে দেয়া হবে এবং তোমাদের ‘হক’ কখনই 
নষ্ট করা হবে না। | | 
২৭৩. বিশেষভাবে সাহায্য পাবার অধিকারী হচ্ছে সে সব গরীব লোক যারা খোদার কাজে এমন ভাবে জড়িত 
হয়ে পড়েছে যে নিজেদের ব্যক্তিগত জীবিকা উপার্জনের জন্যে পৃথিবীতে কোন চেষ্টা-যতু করতে পারে না। 
আতুসন্মান বোধ ও পরমুখাপেক্ষ হীনতা দেখে অজ্ঞ লোকেরা তাদেরকে স্বচ্ছল অবস্থার লোক বলে ধারণা করে। 
তুষি তাদের চেহারা দেখেই তাদের ডিতরকার অবস্থা বুঝতে পার। কিন্তু প্রকৃতপক্ষে তারা লোকদের ধরে ধরে 
ভিক্ষা করার মত লোক নয়। 

১৯১১১ 


ক্ষ, 


I 
V 
L 
MK 


তাদের সাহায্যার্থে যা কিছু জান-মাল তোমরা খরচ করবে তা নিশ্চয় খোদার দৃষ্টি হতে গোপণ থাকবে না। 


রুকুঃ৩৮ 
২৭৪. যারা নিজেদের ধন-মাল রাত-দিন গোপনে ও প্রকাশ্যে খরচ করে তাদের প্রতিফল তাদের খোদার নিকটই 
প্রাপ্য রয়েছে এবং তাদের জন্যে কোন ভয় ও চিন্তার কারণ নেই। | 
২৭৫. কিন্তু যারা সৃদ খায়, তাদের অবস্থা হয় সেই ব্যক্তির মত যাকে শয়তান তার স্পর্শদারা পাগল ও 


সুস্থজ্ঞানগুন্য করে দিয়েছে৯৭। 


৯৭, পাগল ও দিওয়ানা ব্যক্তিকে আরববাসীরা 'জনুন' অর্থাৎ “প্রেতগ্রস্থ' বলতো। কাউকে পাগল বলতে হলে 
তারা বলতো সে জ্রবিনস্থ হয়েছে। এই বাগধারা ব্যবহার করে কোরআন সূদখোর ব্যক্তির প্রতি উদ্ান্ত-বুদ্ধি 


সূরা আল-বাকারা.২.. ১৪০ পারা.৩ 
ছি নু 


রি রে ৫ 4১104 2294 1, 
৮12) Ge A ESL ভিড LoL ৬১ 
সুদেরই অনুন্ধপ মূলতঃ 


1 ব্যবসাও তল এজন্য বে ৷ 
hp 
EE 4 “ৰ ) এ HAA ৮১ Bb -22-4 
৬ ৩ ৩৯৮ A> 2 mA 201 ০৩ 
HUSA সতি 1 সক নিষিদ্ধ ও ব্যবসাকে আল্লাহ . হালা অথচ 
তো পার তা তা পেপর্প 22 ২৬৪ পা 5 ৬৪ 2 রর EX 
৮০০0 SG Moe 4৮৮৮ ০৮৪ &৪ 
অতীত হয়েছে যা সে ক্ষেত্রে অতঃপর তার রবের পক্ষ হতে উপদেশ 
(হয়ে গেছে) তার জনে বির ভুয় 
TNE ৮0৮ 2 রত Ci ৫ ed রড? রা 
১ ১৬ ০০১ ৮ WMO টা 
কাছে তার ং 
এ সৰ লোক রি সির রি (সোপর্দ) 


2 zg 
৪০১৩৬ G3 9৩) col 


চিরস্থায়ী হবে তার মধ্যে তারা দোজখের অধিবাসী 


তাদের এরূপ অবস্থা হওয়ার কারণ এই যে, তারা বলেঃ ব্যবসা তো সূদের মতই 
জিনিস৯৮। অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন ও সৃদকে করেছেন হারাম। কাজেই যে ব্যক্তির নিকট তার 
খোদার তরফ হতে এ উপদেশ পৌছবে এবং ভবিব্যতে এ সৃদখোরী হতে বিরত থাকবে সে পূর্বে যাকিছু 
খেয়েছে*৯৯ তা তো খেয়েছেই- ব্যাপারটি সম্পূর্ণরূপে খোদারই উপর সোপর্দ। আর যারা নির্দেশ পাওয়ার পরও 
এর পুনরাবৃত্তি করবে তারা নিশ্চিতরূপে জাহান্নামী হবে, সেখানে তারা চিরকাল থাকবে। 


৯৮. অর্থাৎ তাদের মতবাদ ও ধারণায় এই ভুল আছে যে ব্যবসায়ে মূলধনের উপর গৃহীত লাভের প্রকৃতি ও সৃদের 
প্রকৃতির মধ্যকার পার্থক্য তারা বুঝতে পারেনা; এবং ব্যবসায়-জাত মুনাফা ও সৃদ এই দুই জিনিসকে একই 
মনে করে তার! এই যুক্তি পেশ ফরে যে, ব্যবসায়ে নিয়োগকরা টাকার মুনাফা যদি বৈধ হয় তবে বর্য স্বরূপ 
দেওয়া টাকার মুনাফা অবৈধ হবে কেন? 

৯৯.একথা বলা হয়নি যে যা কিছু তারা খেয়ে নিয়েছে আল্লাহ তা মাফ করে দেবেন। বরং বলা হয়েছে, তার 

- ব্যাপার আল্লাহরই এখতিয়ারে। এই বাক্যাংশ থেকে বোঝা যায়- যা খেয়ে নিয়েছে তাখেয়ে নিয়েছে 'এই 
কথা বলার তাৎপর্য এই নয় যে, যা খেয়ে নিয়েছে তার জন্য ক্ষমা করে দেওয়া হলো; বরং এর লক্ষ্য 
এতটুকু আইনগত সুবিধাদান করা যে, যে সৃদ ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে তা ফেরৎ দেওয়ার জন্য 

আইনতঃ নির্দেশ দেওয়া হবে না। J 

তত ES 


ছি) 
নু 
ERR RAR 5৯ ক ত সত কত 
WC CCA CE COGIC ARO COA CTS CULT TTT DT DTT DTS CE COCA LECCE DTT TNT TD TDA DTD 20D) 


হি 


সূরা আল-বাকারা.২ ১৪১ পাতি 


নি EEE ESE সু টু 
Ad 2 9 রং ০9৬ রত জিকা শি রত Ls 5৩ 
ES ৩9 201 5 ৮৬১৩৮ Gr 2 yl al 


প্রতোক ভাল বাসেন না আন্লাহ এবং দানকে ঘত ও সুদকে আল্লাহ নির্মূল 


LST 5 ৯৯১৯ HG 5 নে (50 dle ST 


| টি: 
কায়েষ্করছে ও নের্কার কাজ করেছে ও ঈসানএনেছে যারা নিশ্চয় পাপীকে অকৃতজ্ঞ 


/ 2 w > TO OURAN A এ 01 ৫ 

*) 5 C6) UE ৫ ১ ৫ 9৬০1121 5 ৮৬০ 

না এবং তাদের ব্রবের কাছে পুরস্কার তাদের জনো যাকাত দিয়েছে ও নামাজ 
2. ঠ পর্ণ 22 ০০৪ 4৫৮ EZ 

GN BE 9০895 LY) we Sk 
যারা ওহে 


চিন্তাভাবনা করবে তারা না আর তাদের উপর ভয় 


ডে ৩05 KEM 
আছে 


SCOUT PDD DDT A CELLS 


২৭৬. আল্লাহ সূদকে নির্মূল করে দেন এবং দান-খয়রাতকে ক্রমবৃদ্ধি দান করেন। এবং আল্লাহ কোন অকৃতজ্ঞ ও 
পাপী মানুষকে মাত্রই পছন্দ করেন না। 

২৭৭. তবে যারা ঈমান আনবে ও নেক কাজ করবে, নামায কায়েম করবে, যাকাত দিবে, তাদের প্রতিফল 
নিশ্চিতরূপেই তাদের খোদায় নিকট রয়েছে এবং তাদের জন্যে কোন ভয় ও চিন্তার কারণ নেই। 

২৭৮. হে ঈমানদারেরা, খোদাকে ভয় কর, আর তোমাদের যে সুদ লোকদের নিকট পাওনা রয়েছে তা ছেড়ে 
দাও; যদি বাস্তবিকই তোমরা ঈমান এনে থাক। 


০৩৩০৩০৩০০৩১ 


৯০১৯২২০০০২৬ ২০ 


স্পা 


22 ক ত সস সম 


Need na aml cf 


A>) 


1৩ হত 2 


চে 


চি 


জা 


৯ 


তত 


সূরা আল-বাকারা.২ | ১৪২ - . পারা.৩ 


নি 


৮ 
৮৯ 


১৯৯ 


১১৯২ 


১১ 


. ০০4৮৩৮৪৮৮2৫ ২০ 2 টা রা 

বা ০৮১৮০ ০5০) UL AS 0৩৮ 5 ০45৮৪) 5 
দেন ও অত ১৪%? 
নট 2 ৫ রা পা ০০৭52 পট পা ১৮1৮৮ 
b 1S তা 
ভ যদি এবং জুলুম করা হবে না আর না 


কত তোমরা যদি এরূপ না কর, তবে জেনে রাখ যে খোদা এবং রসূলের পক্ষ হতে তোমাদের বিরুদ্ধে 
যুদ্ধের ঘোষণা হয়েছে১০০। এখনো যদি তওবা কর (এবং সৃদ পরিত্যাগ কর) তবে তোমরা মূলধন ফিরিয়ে 
নেবার অধিকারী হবে। না তোমরা যুলুম করবে, না তোমাদের প্রতি যুলুম করা হবে। 
২৮০, তোমাদের নিকট হতে খণ গ্রহণকারী (ব্যক্তি) যদি অভাবগ্রন্থ হয় তবে সচ্ছল হওয়া পর্যন্ত তাকে অবসর 
দাও। আর যদি সাদকা করে দাও তবে তা তোমাদের পক্ষে অধিকতর কল্যাণকর হবে, যদি তোমরা বুঝতে 
পার১০১। 
১০০. মক্কা বিজয়ের পর যখন আরব ইসলামী শাসনাধীনে আসে সেই সময় এই আয়াত নাযিল হয়েছিল । এর 
পূর্বে সূদকে যদিও না পছন্দ জিনিস মনে করা হতো কিন্তু আইনতঃ তা নিষিদ্ধ করা হয়নি। এই আয়াত 
নাযিল হওয়ার পর ইসলামী রাষ্ট্রের সীমার মধ্যে সৃদী কারবারকে ফৌজদারী অপরাধ বলে গণ্য করা হয়। 
আয়াতের শেষাংশের ভিত্তিতে ইবনে আব্বাস (রঃ), হাসান বসরী (রঃ) ,ইবনে সিরিন (রাঃ) ও রবী বিন 
আনাস (রঃ) এই অভিমত পোষণ করেন যে, যে ব্যক্তি দারল ইসলামের (ইসলামী রাষ্ট্রের) মধ্য সূদ গ্রহণ 
করবে তাকে তওবা করার জন্য বাধ্য করা হবে, এবং যদি সে সৃদ থেকে বিরত না হয় তবে তাকে নিহত 
করা হবে। অন্যান্য ফিকাহবিদদের অভিমত হচ্ছে- এরূপ ব্যক্তিকে বন্দী করাই যথেষ্ট । যতক্ষণ পর্যন্ত সে 
সুদ খাওয়া ত্যাগ করার অংগীকার না করে ততক্ষণ তাকে মুক্তি দেওয়া হবে না। 
১০১. এই আয়াত শরীফ থেকে এই শরীয়তী বিধান নির্গত করা হয়েছে যে, যে ব্যক্তি খণ পরিশোধে অসমর্থ 
হবে তাকে খণ আদায়ের জন্যে যথেষ্ট সময় দেওয়ার জন্যে ইসলামী আদালত খণ দাতাকে বাধ্য করবে। 
কোন কোন অবস্থায় আদালত সম্পূর্ণ খণ কিংবা তার অংশ বিশেষ একেবারে মাফ করে দেওয়ারও 
অধিকারী হবে । ফিকাহ বিদগণ সুস্পষ্ট ভাবে বলেছেন £ এক ব্যক্তির থাকার ঘর, খাবারের পাত্র, পরনের 
কাপড় এবং যেসব হাতিয়ার ও যন্ত্র পাতি ছারা সে জীবিকা উপার্জন করে, কোন অবস্থাতেই তা ক্রোক করা 
যাবে TENTS) 


2৩225252525 


০৩০০০১০০৯০০ 


৩০৩০৩০৯৯৩৩৩ 


EAS 


৫ 


J 
\ 


খত 


খেত 


0) 


SS 


PZ ঠা LL ন 
Gx BSH 
সেদিনের তোমরা এবং 


হবে 


DDT DTD DDT PDP 


এ 


9 সি 09 ৩6 5৬ 222 * 
লনা 


৮৪৮৩৬ ৫৮ এর OL ৩৩6৩ 


তা তোমরা তখন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত €খাণের৫ তোমরা লেনদেন কর 
খ 


লিখে রা 
9. ৫ ১৫ ১৫ ১ রে 
ও ~~ ৩০৬৩০ 


রর 
ছি ্‌ রণ ০০৩০০ ১ ্ রে ্ 
_ ন্যায্যভাবে ৮ একজন লেখক তোমাদের মাঝে লিখবে এবং 


রঙ 
PDP ODP DDD ID PD 


তি 


Ll) ৬৬ 


অস্বীকার না এবং 


১৯: 2৬ NA 2 রে 2 24 5rd 
LLNS 4h hk ক 9 এৰ 


অতএব আল্লাহ্‌ শিখিয়েছেন যেমন' লিখতে কোন লেখক 
সে ঘেন লেখে তাকে 


ইস 


১৩১০ 


৷ ২৮১. আর সেই দিনের লাঞ্চনা ও বিপদ হতে আত্মরক্ষাকর যে দিন তোমরা খোদার দিকে ফিরে যাবে। যেখানে 
প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত পাপ কিংবা পৃণ্যের পুরাপুরি ফল দানকরা হবে এবং কখনো কারো উপর যুলুম 
করা হবে না। 

রুকুঃ৩৯ 


SCC DT TDD 


"gp 


ক ০-২৩১৯১৯১৯ ৫৩০৩০২৩০৩০৩ 
তত উল 


fl 
২৮২, হে ঈমানদারেরা, যদি কোন নির্দিষ্ট মীয়াদের জন্যে তোমরা পরম্পর খণের লেনদেন কর১০২, তবে তা 
লিখে নিও। এক ব্যক্তি উভয় পক্ষের সাথে সুবিচার সহ দস্তাবেজ লিখে দিবে। আল্লাহ যাকে লেখা-পড়ার 
যোগ্যতা দান করেছেন, লিখবার কাজ অস্বীকার করা তার উচিত নয়! 
Kk 
Y 
Y 
১০২. এর থেকে এই বিধান নির্গত হয় যে, ঝণের ব্যাপারে মীয়াদ (সময়-সীমা) নির্দিষ্ট থাকা আবশ্যক । Sl 
t ৮২ 
রড | 


2৩45-৯৯-১১ 


তোমাদের মাঝে 


এ2০৫৫19) ট৩% 


যখন ভোমরা সানী 


5: 


সাক্ষীকে না 


৩৬৮ A "৮4৫ রি রর 
$ ৮2১, 1৯0 5 এত 


আল্লাহ. তোমাদেরকে শিক্ষাএবং আল্লাহকে তোমরা ভয় এবং তোমাদের গোনাহ 
দেন 


ব্যাপার ছোট হোক কি বড়-শীয়াদ নির্দিষ্ট 

করে তার 'দন্তাবেজ' লিখিয়ে নেয়াকে উপেক্ষা করো না। খোদার নিকট এ পদ্থা তোমাদের জন্যে অধিকতর 
সুবিচার-মূলক । এর দরুণ সাক্ষ্য কায়েম করা (প্রমান করা) খুবই সহজ হয়ে পড়ে এবং তোমাদের সন্দেহ-সংশয়ে 
“লিপ্ত হওয়ার সম্ভাবনা কম খাকে। অবশ্য.যে সব ব্যৰসা সম্পর্কীয় লেন-দেন তোমরা পরম্পরে হাতে হাতে (নগদ) 
করে থাক ত! লিখে না নিলেও কোন দোষ দেই। কিন্তু ব্যবসা সংক্রান্ত বিষয় ঠিক করার সময় অবশ্যই সাক্ষী ' 
রাখবে । লেখক ও সাক্ষীকে যেন কখনো কষ্ট দেয়া না হয়। এরূপ করলে গুনাহ করা হবে। আল্লাহর গজব হতে 
98525554558 


৩৩৩৩ 


১০০০৬5০০৩ 


৩৯১৬৬ 


শব্দার্থ কুর-১/১৯ 


সূরা আল-বাকারা.২ ১৪৬ পারা.৩ . 
BET XS SARITA 


বন্ধকীবন্ত তবে কোন লেখক তোমরা পাও 


যার স্বপন তবে কারো চপর। তোমাদের কেউ আস্থা রাখে অতঃপর 
(উপর)” যদি 


A 
: 
ens 
Gy ১৯১ ৯ (০৫ 2৮৪৩2 ১ 2 
এ ১8১9 eS X্‌) 455 29) সত এ 22660 
| 


তোমরা গোপন না: এবং ৰিনি) আল্লাহকে সের্ঘেন ভু এবং তার আমানতের 


যা ol এবং ডারঅস্তর পাপী 


JL 

A 

পা ১৫০প১ ৮ 24) 1 ৮৮1৮2292 ১৮. FN 

(০৮১৯৯) CG 4 \ 5 bo ভি EA ৰ । ৩ || 
যে 


১৩৩৩ 0) ১৭ ও 
1৮ ১ এবং. শন 
্ 


২৮৩. তোমরা যদি প্রবাসী অবস্থায় থাক এবং দস্তাবেজ লিখবার জন্যে কোন লেখক পাওয়া না যায় তবে 'রেহেন' 
বন্ধক দ্বারা কাজ সম্পন্ন কর১০৩। তোমাদের মধ্য কেউ যদি কারো উপর নির্ভর করে তার সাথে কোন কাজ করে 
তবে যার উপর নির্ভর করা হয়েছে তার কর্তব্য আমানতের হক যথাযথ রূপে আদায় করা এবং আল্লাহকে ভয় 
করে চলা । এবং সাক্ষ্য কখনই গোপন করবে না, যে সাক্ষ্য গোপন করে তার মন পাপের কালিমা-যুক্ত। বস্তুতঃ 
আল্লাহ্‌ তোমাদের কাজ কর্ম শ্র্কে মোটেই অজ্ঞাত নন। 

কুকুঃ৪০ ূ 

২৮৪. আকাশ রাজ্য ও পৃথিবীতে য) কিছু আছে সবই আল্লাহর । তোমরা তোমাদের মনের কথা প্রকাশ কর আর 

না-ই কর, আল্লাহ অবশ্যই তোমাদের নিকট হতে সে সম্পর্কে হিসাব গ্রহণ করবেন। 


১৩৩৮১০25০৩০ 


2 (৫৫৫৫৫ 


| [০ 


৬৯৬ 


৩৩৩৩০৩০৬৩৩০ 


১০৩. গচ্ছিত জিনিসের বিনিময়ে ঝণ দানের একমাত্র উদ্দেশ্য হচ্ছে খাণদাতার খণ শোধ পাওয়ার ব্যাপারে 
নিশ্চিন্ততা লাভ করা। কিন্তু ঝণের পরিবর্তে গচ্ছিত মাল থেকে কোন ফায়দা হাসিল করার অধিকার 
ঝণদাতার নেই | কেননা তা সুদ বলে গণ্য হবে। আবশ্য যদি কোন পণ বন্দক রাখা হয়, তবে তর দুগ্ধ 
ব্যবহার করা যাবে ও তাকে যানবাহন ও ভারবহনের কাজেও লাগানো যাবে । কেননা প্রকৃত পক্ষে তা 
১3825 


WY 


— 


পা x 
572 52 2 AGEL [) 
Sins বনি (৩৮ 12৩ sdb) 


তোমার কাছে ক্ষমা  আমর। মানলাম এবং আমরাগুনলাম তারা বলে এবং ভার রসূলদের 


S)) [22 24) i: 94 রা ভা / | 


এছাড়া কোন আল্লাহ কার না প্রত্যাবর্তন হবে ৪৮ EE 


১ পাপী, ৭ PELL 3. ৩ পার্ট পর্ণ পাঠিত 
৮৩৫০ ৩ ও 2 ভি ও + ৩৯১ 
সে অর্জন করেছে যা a সে অর্জন যা তার জন্যে তার সামর্থ 

(পাপ) করেছে পণ্য) আছে (আছে) 


অতঃপর যাকে ইচ্ছা মাফ করবেন, আর যাকে ইচ্ছা শান্তি দিবেন; এটা তার ইখতিয়ার, তিনি সর্বশক্তিমান! 
২৮৫. রসূল সে হেদায়াত (পথ-নির্দেশ)-কেই বিশ্বাস করেছে যা তার পরোয়ারদিগারের নিকট হতে তার প্রতি 
নাযিল হয়েছে। আর যারা এই রসূলের প্রতি বিশ্বাস করেছে তারাও সে হেদায়াতকে মন দিয়ে মেনে নিয়েছে। 
এরা সকলেই আল্লাহ, ফিরেশতা, তার কিতাব এবং তীর রসূলদেরকে বিশ্বাস করে ও মানে এবং তাদের কথা এইঃ 
আমরা খোদার রসূলদের মধ্যে কোন পার্থক্য করিনা । আমারা নির্দেশ শুনেছি এবং বাস্তব ক্ষেত্রে মেনে নিয়েছি। 


ই৬। আত্তাহ কোন প্রাণীর উপরই ভার শক্তি-সামর্থের অধিক দায়িতু-বোঝা চাপিয়ে দেন না। প্রত্যেক ব্যক্তিই | 
যে পুণ্য অর্জন করেছে তার প্রতিফল তারই জন্যে, আর যা কিছু পাপ সঞ্চয় করেছে তার খারাপ ফল তার উপর ( 
পড়বে। 


লট তা ৮৩৩2৩5৩22৩2 


তত | 


রে রদ আমাদেরকে পাক 


পার্ট 2 
| CO এ 
আমদের চা পয়েদিও 
পন্ন 


5; 386৩2 


এবং হে আমাদের ০ 
রব চি 


১৫ /১৫ ৩. 2 নার 4 22) 
22১৯ ৩০1 ০০০ ৬. ৮০৬ নি 


আমাদের উপর tl এবং আমাদের 'মোচল করে এবং 
১২ কর ' থেকে দাও (ত্রুটি) 


বহমকর 
SO 25 ১৮০6 


(যারা) আমাদেরসাহাধ্যকর তাই 


ক্রটি হয় তার জন্য আমাদেরকে শাস্তি দিওনা। হে খোদা, আমাদের উপর সে ধরনের বোঝা চাপিয়ে দিওনা-যে 
রূপ পূর্বগামী লোকদের উপর চাপিয়ে দিয়েছিলে'। হে খোদা, যে বোঝা বহন করার শক্তি-ক্ষমতা আমাদের নেই 
তা আমাদের উপর চাপায়োনা, আমাদের প্রতি উদারতা দেখাও, আমাদের অপরাধ ক্ষমা কর, আমাদের প্রতি : 
রহমত নাঘিল কর, তুমিই আমাদের মাওলা আশ্রয়দাতা; কাফেরদের প্রতিকুলে তুমি আমাদেরকে সাহায্য দান 
কর। 


ৃ 
ৃ 
্‌ 


hs 


পাব্যাত 


এই সূরার মধ্যে এক স্থানে আলে-ইমরান- এর উল্লেখ করা হয়েছে, চিহ্নস্বরূপ উহাকেই এই সূরার নাম রূপে গ্রহণ 
করা হয়। 
অবতীর্ণ হওয়ার কাল ও মূল বিষয়-বন্তুর বিভিন্ন দিক 

এই সূরায় চারটি ভাষণ সন্নিবেশিত হয়েছেঃ | 
প্রথম ভাষণ হচ্ছে সূরার শুরু হতে চতুর্থ রুকুর প্রথম দুই আয়াত পর্যন্ত যা সম্ভবতঃ বদর যুদ্ধের পরবর্তীকালেই 
নাযিল হয়েছে। | 

দ্বিতীয় ভাযণ শুরু হয়েছেঃ “আল্লাহ আদম, নূহ, আলে-ইবরাহীম ও আলে-ইমরানকে সমগ্র 
দুনিয়াবাসীদের অপেক্ষা উত্তম বলে স্বীয় রেসালাতের দায়িত্ব পালনের জন্য মনোনীত করেছেন” -এই আয়াত 
হতে এবং ৬ষ্ঠ রুকুর শেষ পর্যন্ত উহা সমাপ্ত হয়েছে। নবম হিজরীতে নাজরাণ প্রতিনিধিদল আগমনের সময় এটা 
নাযিল হয়। 

তৃতীয় ভাযণ সপ্তম রুকুর শুরু হতে দ্বাদশ রুকুর শেষ ভাগ পর্যন্ত চলেছে । মনে হয় তা প্রথম ভাষণের, 
সমসাময়িক কালেই নাযিল হয়েছে! 

চতুর্থ ভাষণ ত্রয়োদশ রুকু হতে সূরার শেষ পর্যন্ত । এটা ওহদের যুদ্ধের পরে নাযিল হয়েছে। 

আলোচনা 

মূল উদ্দেশ্য ও লক্ষ্য এবং কেন্দ্রীয় বিষয় বসুর এঁক্য ও সামপ্রন্যই উল্লিখিত বিভিন্ন ভাষণকে একটি 
ধারাবাহিক নিবন্ধে পরিণত করেছে। এই সূরার কথাগুলি বিশেষভাবে দুইটি দেলের প্রতি লক্ষ্য করে বলা হয়েছে । 
প্রথম আহলি কিতাব, ইয়াহুদী ও খৃষ্টান; আর দ্বিতীয় যারা হযরত মুহাম্মদ (সঃ)-এর প্রতি ঈমান এনেছিল । 

প্রথম দলকে সূরা বাকারার অনুরূপ এই সূরায় আরও অধিক পূর্ণতাসহকারে ইসলামের দাওয়াত দেওয়া | 
হয়েছে। তাদের আকীদার ভ্রান্তি ও নৈতিক ক্রটি সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করে বলা হয়েছেঃ এই রসূল ও এই 
. কোরআন সেই দ্বীন-ইনলামের দিকেই আহবান জানাচ্ছে যেদিকে প্রথম হতে সকল শবীই জানিয়ে এনেছেন এবং 
যা প্রকৃতপক্ষে খোদার স্থায়ী প্রাকৃতিক বিধান অনুয়ায়ী একমাত্র সত্য জীবন-ব্যবস্থা। এই দ্বীনের সহজ-সরল ও 
সঠিক পথ পরিত্যাগ করে যে পথই তোমরা অবলম্বন করেছ তা তোমাদের সমর্থিত আসমানী কিতাবনমূহের 


দ্বিতীয় দল- যাদেরকে এখন সর্বোত্তম জাতিরূপে সত্যের ধারক ও পৃথিবীর সংস্কারক হিসাবে দায়িত্বশীল 
করে দেওয়া হয়েছে, এই সূরায় তাদেরকে পূর্বাপেক্ষা আরো অধিক উপদেশ দান করা হয়েছে। তাদেরকে অতীত 
কালের উম্মৎদের ধর্মীয় ও নৈতিক অধঃপতনের মর্মান্তিক চিত্র দেখিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে এবং তাদের 
পদাংক অনুসরণ হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একটি সংস্কারক জাতি হিসাবে কিভাবে তাদের কাজ 
করা উচিৎ এবং যে সব আহলি-কিতাব ও মুনাফিক মুসলিম খোদার পথে নানা ভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে 
তাদের সহিত কিরূপ ব্যবহার করতে হবে ইত্যাদি সম্পর্কে তাদেরকে প্রয়োজনীয় কথা বলে দেওয়া হয়েছে। ওহদ 
যুদ্ধের সময় তাদের যে সব দুর্বলতা প্রমাণিত হয়েছে তা সংশোধনের জন্যও তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে। 

সুপ 


এই ভাবে আনো নরাটিতে যে বিডির অযের Ua EE বতনান আছে তু ভাই 
নয়, সূরা বাকারার সাথেও এর এতদুর নিকট সম্পর্ক পরিলক্ষিত হচ্ছে যে, মনে হয়ে এ সর্বতোভাবে সূরা বাকারার: 
পরিশিষ্ট মাত্র এবং এটাও মনে হয় যে, সূরা বাকারার পরেই এর স্থান স্বাভাবিক । 


এঁতিহাসিক পটভূমিঃ 

(১) সূরা বাকারায় ইসলাম-বিশ্বানীদিগকে যে সব কঠিন বিপদ-মুনিবৎ ও অগ্নিপরীক্ষা সম্পর্কে পূর্বাহ্নেই সর্তক 
করে দেওয়া হয়েছিল তার সবকিছুই পূর্ণ তীব্রতা সহকারে বাস্তবে সংঘটিত হয়েছে। বদরের যুদ্ধে যদিও 
ঈমানদারগণ বিজয় লাভ করেছিলেন কিন্তু মূলতঃ এই যুদ্ধ ছিল ভীমরুলের চাকে ঢিল ছোড়ার সমান । আরবের যে 
সব শক্তি এই নৃতন আন্দোলনের প্রতি শত্রুতার মনোভাব পোষণ করত, তারা সর্বপ্রথম সশস্ত্র যুদ্ধেই হতচকিত 


হয়ে উঠল | চারিদিকে শত্রুতার প্রবল ঝড়-ঝনঝার সৃষ্টি হল । মুসলমানদের উপর এক স্থায়ী ভয় ও 
অন্বস্তি-অশান্তির অবস্থা আচ্ছন্ন হয়ে উঠল। তীব্রভাবে অনুভূত হতে লাগল যে, মদীনার এই ক্ষুদ্র জনপদকে- যা 
চতুর্দিকে বিস্তীর্ণ সমগ্র দুনিয়ার সাথে যুদ্ধ বাধিয়ে নিয়েছে- মুহুর্তের মধ্যে পৃথিবীর বুক হতে নিশ্চিহ্ন করে দেওয়া 
হবে। এরূপ অবস্থার কারণে মদীনার অর্থনৈতিক অবস্থাও সাংঘাতিকরূপে ক্ষতিগ্রস্থ'হল। প্রথমতঃ একটি ক্ষুদ্র 
জনপদ-যেখানে স্বাত্র কয়েকশ' ঘর অবস্থিত ছিল তথায় সহসা বহু সংখ্যক মুহাজিরের আগমনে তার অর্থনৈতিক 
ভারসাম্য ভেংগে পড়েছিল। তদুপরি এই যুদ্ধের অবস্থা একে আরও কঠিন বিপদের মধ্যে নিক্ষেপ করে দিল। 
(২) হিজরতের পর নবী করীম (সঃ) মদীনার চতুর্দিকের ইয়াহুদী গোত্রসমূহের সাথে যে চুক্তি করেছিলেন তারা 
সেসব চুক্তির বিন্দুমাত্র পরোয়া করল না। বদর যুদ্ধের সময় এই আহলি-কিতাবগণ তওহীদ এ্রুসাল্মত, আসমানী 
কিতাব ও পরকাল-বিশ্বাসী মুসলমানদের পরিবর্তে মূর্তিপূজারী মৃশরিকদের প্রতিই অধিকতর সহানগ্তিশীল ছিল। 
বদরের পর এরা প্রকাশ্যভাবে কোরাইশ ও অন্যান্য আরব গোত্রসমূহকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে 
প্রতিশোধ গ্রহণের জন্য উসকানী দিতে লাগল 1 বিশেষ করে বনী নজীর গোত্রের প্রধান কারাব বিন আশরাফ 
মুসলমানদের বিরুদ্ধতা করতে গিয়ে অন্ধ শত্রুতা ও চরম হীনতার আশ্রয় নিতে শুরু করেছিল । শেষ পর্যস্ত যখন 
তাদের শয়তানী কার্যক্রম ও চুক্তি-তংগ সহ্যের সীমা অতিক্রম করে গেল তখন নবী করীম (সঃ) বদর যুদ্ধের 
কয়েক মাস পরেই ইয়াহুদী গোত্র সমূহের মধ্যে সবপিক্ষা অধিক শয়তান এই বনুকায়নাকা গোত্রের উপর 
আক্রমন চালালেন এবং তাদেরকে মদীনার উপকণ্ঠ হতে বিতাড়িত করে দিলেন । এর ফলে অন্যান্য ইয়াহুদী 
গোত্রসমূহের শত্রুতার আগুন দাউদাউ করে জুলে উঠল। তারা মদীনার মুনাফিক মুসলমান এবং হেজাজের মুশরিক 
গোত্রসমূহ্র সাথে গোপন ষড়যন্ত্র করে ইসলাম ও মুসলমানদের জন্য চারদিকে বিপদের পাহাড় সৃষ্টি করে দিল। 
এমন কি স্বয়ং নবী করীমের (সঃ) জীবন সম্পর্কেও আশংকার সৃষ্টি হতে লাগল এবং যে কোন মুহূর্তে তীর উপর 
আক্রমন হবার পূর্ণ সম্ভাবনা দেখা দিল। এজন্য সাহাবাগণ এসময় সাধারণতঃ সশস্ত্র অবস্থায় থাকতেন । রাত্রের 
আকস্মিক আক্রমনের ভয়ে রাক্রিবেলা রীতিমত পাহারা দেওয়া হতে লাগল । নবী করীম (সঃ) অল্প সময়ের জন্যও 
যদি চোখের আড়ালে যেতেন অমনি সাহাবাগণ তাঁকে খোজ করার জন্য নেমে পড়তেন। 

(৩) বদর যুদ্ধে পরাজিত হবার পর কোরাইশদের মনে আপনা হতেই প্রতিশোধের আগুন জুলছিল । ইয়াহুদীগণ 


সংঘটিত হল। ইতিহাসে এটাই 'ওহদের যুদ্ধ: নামে পরিচিত। এই যুদ্ধের জন্য নবী করীমের সহিত এক হাজার 
সৈনিক মদীনা হতে রওয়ানা হয়েছিল; কিন্তু পথিমধ্যে তিনশ মুনাফিক সহসা মুসলমানদের দল হতে বিচ্ছিন্ন হয়ে 
মদীনায় ফিরে গেল । আর বাকী সাতশ সৈনিকের মধ্যেও মুনাফিকদের একটি ক্ষুদ্র দল শামিল ছিল, তারা যুদ্ধ 
. চলতে থাকা কালেই মুসলমানদের মধ্যে দলাদলি সৃষ্টির জন্য সম্ভাব্য সব রকমের চেষ্টাই করেছিল । মুসলমানদের 
নিজেদের ঘরেই যে এত সংখ্যক ‘কোচের সাপ' রয়েছে এবং তারা বহিঃশক্রদের সাথে যড়যন্্রে লিগ হয়ে 
নিজেদেরই ভাই-বদ্ধদের ক্ষতি করতে বদ্ধ পরিকর তা এই প্রথমবারই জানতে পার! গেল। 

* (8) ওহদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের মূলে-যদিও মুনাফিকদের এই ষড়যন্ত্রমূলক প্রচেষ্টার প্রভাব ছিল অত্যন্ত । 
বেশী। কিন্তু সেই সঙ্গে মুসলমানদের নিজেদের দুর্বলতাও কম প্রভাব বিস্তার করেনি। বস্তুতঃ একটি বিশেষ 'চিন্তা- 
পদ্ধতি ও বিশেষ নৈতিক ব্যবস্থার ভিত্তিতে যে দলটি এই মাত্র (নতুন নতুন) গঠিত হয়েছে, যার অন্তর্ভুক্ত 
লোকদের নৈতিক শিক্ষাদানের কাজ এখনো পূর্ণতা লাভ করতে পারেনি এবং যারা নিজেদের আকিদা-বিশ্বাস ও 
আদর্শের জন্য লড়াই করার এই দ্বিতীয়বার মাত্র সুযোগ পেয়েছিল, তাদের কাজে কোন কোন এবং কিছু কিছু 
দুর্বলতা দেখা দেওয়া খুবই স্বাভাবিক ব্যাপার এজন্য যুদ্ধের পরে যুদ্ধকালীণ সম্পূর্ণ ঘটনাকে সম্মুখে রেখে একটি 
বিস্তারিত সমালোচনা পেশ করা এবং তাতে মুসলমানদের মধ্যে ইবলামী দৃষ্টিভংগীতে যেসব দুর্বলতা পরিলক্ষিত 
হয়েছিল তার এক একটি করে পৃংখানুপূংখ সংশোধনের জন্য প্রয়োজনীয় হেদায়াত দেওয়া অত্যন্ত জরুরী হয়ে 
পড়ে । আলোচ্য সূরায় তাই করা হয়েছে। দুনিয়ার সেনাধ্যক্ষগণ যুদ্ধ অবসান হওয়ার পর সাধারণতঃ যুদ্ধ সম্পর্কে 
যে ভাবে সমালোচনা পেশ করে থাকে কোরআন মজীদের এই সমালোচনা তা অপেক্ষা যে কত ভিন্ন ধরনের সেটা 
বিশেষ ভাবে লক্ষণীয় । 


চপ 


a fn Ca ET DT aT a DPD DD 


a ATE mam a De a DoT na 


চেঞ 


bol 
সপ 


এপস a 


প্‌ 
বে 


টি Es ১৮ 
পু 


~~ 


ন 


La a ASL An 


ee) 
ন 


এ 


সখ 


PIS TAL 3 EY 
০২০৩৩০১০ by 07). 


Bad 
£ 8৫ পা 2 রে ৫ lo IR 
OFZ EB ৩ 2) 9 Hh OE 

শাশ্বত (তিনিই) তিনি ছাড়া কোন নাই আল্লাহ আন A 

করেছেন চিরঞ্জীব ' ইলাহ (এমন সরা) লা-ম মী-ম A 

5 ডে 2 w রঃ > 2 € 

৫৫৩৩ ০৪. ৩৩৬৮০ EAL BH ০ 

(এসেছে) তার পূর্বে (তার)  সত্যায়নকারী সত্যসহকারে কিতাৰখানা তোমার উপর N 
ডা 


০১ 


০৯ 


রি, নি ৫:৫1 পা 
৬৩৩ ০502 ০০৩০৯ 5 2০৮১1 OH 
। সঠিকপথ ইতিপূর্বে ইনর্জীল ও তওরাত  তিনিঅবতীর্ণ' এবং 
- (হিসেবে) করেছেন 
|| ES LY 72.9 ৫ (522 হর w 
৩১১ 1১৮ GS 9) FOE 0% 5 ০১৩ 
ৰ যারা নিশ্চয় 


অস্বীকার তিনি অবতীর্ণ এব জন্মে 
ফুরকান £ মানুষের 


এস 


শত CCAD ID TS 
০১ 


and am 


০০৩৯৯৯৮৯০০০ হে 


৫2) £ এর 2 ঠে ১4 Gh 2234 
y 925১১ ১৮ Bl) ৮৩৬৬ PA Al 
্তিশোধ ক্ষমতা পরাক্রমণামী আল্লাহ এবং কঠিন শান্তি আল্লাহর 
IK 
রর 
] ২ আল্লাহ সেই চিরঞ্জীব শ্বাস্বত সত্বা, যিনি বিশ্ব-্রকৃতির শৃংখলা-এস্থি দৃঢ়তার সাথে ধারণ করে আছেন; প্রকৃত 
র্‌ পক্ষে তিনি ছাড়া আর কেই খোদা নয়। ৃ 
Ny ৩-৪. তিনি তোমার প্রতি এই কিতাব নাযিল করেছেন; তা সত্যের বাণী নিয়েই এসেছে এবং পূর্বের অবতীর্ণ ৃ ্‌ 
ণ ৮8৮৬7 58 55558755 ৰ 
(| করেছেন। তিনি সে মানদ্ড নাযিল করেছেন, যা হক ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয়। এখন যারা আল্লাহর 


Y 


আদেশ ও নির্দেশ সমূহ মেনে নিতে অস্বীকার করবে, তাদেরকে নিশ্চয় কঠিন শাস্তি দেয়া হবে। আল্লাহ অসীম 
ক্ষমতার মালিক. তিনি সকল অন্যায়ের প্রতিশোধ দান করে থাকেন। ৃ 


{ 
{ 


AR 


শু 
সস 


তু সত 


HH ০৭) ষ্ঠ 


কটি 


DPD PDD DD YDS 


১০১০১১৯২১১৩ 


১১৯৮১৯৮১৯১১ 


NL 
an ant ant sa anf an aman a Noe Nm Se an amt annem Raf 


২৩৩৫৩ 


টা 


পে 
৯৮৮১৯৯১৯৬১১ 


হু 


ার্থহীল 
(সৃষ্ট) 


Ne 


IS 


॥ 
| ৫ । আকাশ ও বর কোন জিনিসই খোদার নিকট হতে গোপন নয়। 
n ৬। তিনিই তো তোমাদের মায়েদের গর্ভে তোমাদের আকার-আকৃতি নিজের ইচ্ছামত বানিয়ে থাকেন। 
[| বাবকই এই মহান বুদ্ধি-জানের মালিক ব্যতীত আর কোন বোদা নেই। . 

A ৭. তিনিই খোদা যিনি তোমার প্রতি এই কিতাব নাযিল করেছেন । এই কিতাবে দুই প্রকার আয়াত রয়েছে। একঃ 


১. “আয়াতে মুহকামাত' বলতে সেইসব আয়াত বুঝায় যেসবের ভাযা একাত্ত সহজবোধ্য যার অর্থ নির্ধারণে কোন 
j ঘাৰ্থতা ও সন্দেহের অবকাশ নেই । এই আয়াত কিতাবের মূল বুনিয়াদ অর্থাৎ কোরআন যে উদ্দেশ্যে নাযিল 

হয়েছে এইসব আয়াতেই সে উদ্দেশ্য পূর্ণ করে। এর মাধ্যমেই'দুনিয়াকে ইসলামের দিকে আহবান জানানো 
g হয়েছে; এসবের মধ্যেই শিক্ষা ও উপদেশের কথা বর্ণিত হয়েছে; এগুলির দ্বারাই ভ্রান্তির খন্ডন ও সঠিক 
পথের পরিচয় দান করা হয়েছে এবং দ্বীনের বুনিয়াদী নীভিসমূহ বর্ণনা করা হয়েছে। এসবের মধ্যেই 
২/] আকায়েদ (বিশ্বাস-প্রত্যয়), এবাদত (উপাসনা-আনুগত্য), আখলাক (নৈতিকতা ও চরিত্রনীতি), ফারায়েয 
UY (অবশ্য-পাল্য কর্তব্য) এবং আমর ও নাহীর (আদেশ ও নিষেধ-মূলক) বিধান দান করা হয়েছে। 


Sree LD ED 


EE 


ত ত ক অ 52S 


্ 1৯ ০৪ 229 রা ). 22 ৫ ৮? | 
৩ ১০ ৬ ১ি। Al (১১৪ 
টা আর রূপক সাদৃশ অন্যগুলো এবং কিতাবের বুনিয়াদ সেগুলো . 


রে পা / AED AA Bo এ NZ 2৬ 

2৩০ শত Oxi AS RNY 

পক অর্থ ভার) তারা তাই বক্রতা তাদের অন্তরে মধ্যে 
অনুসন্ধান করে তার মধ্যে সর b+! নর সি 


ESTAR 


na 


fee 


তার ব্যাখ্যা অনুসন্ধান করে ' এবং ফেতনা 


9. U5 3 C5 1920 ৪) 2 951 
না এবং 


Ca) 


ERAT 


27822 ৮ 2052 / ও 499 
YJ ve ডা 0225 চিক 3 ০৯০১) এ 2৪৪ 
L ভার আমরা নিশ্বাস তারা বলে " জ্ঞানে (যারা) সুগভীর এব আল্লাহ 


১৩৩০০২৩০৩৫৩ 


সি 


৯৮৯৯০ 


৯৯ 


যা কিতাবের মূল বুনিয়াদ, আর দুইঃ মৃতাশাবেহাত২। যাদের মনে কুটিলতা আছে তারা ফেতনা 
সৃষ্টির উদ্দেশ্যে সব সময়ই “মৃতাশাবেহাত'-এর পিছনে লেগে থাকে এবং তার অর্থ বের করার চেষ্টা করে। অথচ 
তার প্রকৃত অর্থ আল্লাহ ছাড়া আর কেউই জানে না । পক্ষান্তরে যারা জ্ঞান ও বিদ্যায় পাকা-পোখত লোক তারা 
বলেঃ আমরা উহার প্রতি ঈমান এনেছি; 


ram 


৮৯১৯৯৯৯৮৮৯১ 
১৯১৯৮৯৯৮৯১১ 


SD 


AL 


Names 


টু 
55 


ই 


২. 'মোতাশাবেহাত' -অর্থাৎ সেই আয়াত যার অর্থ গ্রহণে দ্বার্থতা ও সন্দেহের অবকাশ আছে। একথা সহজেই 
বুঝা যায় যে বিশ্ব প্রকৃতির অদৃশ্য তত্ব সম্পর্কীয় প্রয়োজনীয় জ্ঞান মানুষকে পরিবেশন না করে তাদের কোন 
সুস্পষ্ট জীবন প্রদর্শন করা যেতে পারে না।একথাও সুস্পষ্ট যে, যে সব জিনিস মানুষের ইন্দ্িয়ের অতীত, যা 
সে কোন দিন দেখেনি, স্পর্শ করেনি, মাস্বাদন করেনি, সে সবের জন্য মানুষের ভাযায় এরূপ শব্দ পাওয়া 
যেতে পারেনা যা সেইসব জিনিসগুলির জন্য রচিত হয়েছে; এবং সেরূপ পরিচিত বর্ণনাভঙ্গীও পাওয়া 
যেতে পারে না যার দ্বারা প্রত্যেক শ্রোতার মানসপটে সেইসব বন্ধুর সঠিক চিত্র ফুটে উঠতে পারে । কাজে- 
কাজেই এই ধরনের বিষয়বস্তু বর্ণনার জন্য এরূপ শব্দ ও বর্ণনা-পদ্ধতি অবলম্বন করা অপরিহার্য যা আসল 
হকিকতের (সত্য তত্ত্ব ও ব্যাপারের ) সংগে নিকটতর সাদৃশ্য-সম্প় ইন্দিয়-খ্াহ্য জিনিসের জন্য মানবীয় 
ভাষায় পাওয়া যায়। সুতরাং এই প্রকারের হকিকৎ সমূহের বর্ণনার জন্য কুরআনে এরূপই ভাষা ব্যবহার 
করা হয়েছে; 'মোতাশাবেহাত' বলতে সেই সমস্ত আয়াতকে বোঝানো হর যাতে এরূপ ভাষা ব্যবহৃত 
হয়েছে। 


পু 


পুত পুত তু ভুতু পু হু 


Cd AS CA NCAA TS et he ua at ad CAE CAS ASC ALN ARE 


এ 


UCC EY 


pm, 


৬৩2 ৩৬৩৬ 


(৮২১৫ ARREST NETS EES 


সূরা আলে-ইমরান,৩ ১৫৫ 
ক TTS 


DN 


পারা.৩ 


32/3222 পর ৫৮৮ 2 তি 
ভি VAHL CES Ns ৩2 & 
র্ : | | 2 রর রর | 
| f বোধ সম্পন্ন লোকেরা এছাড়া 741 নে ন! এবং আমাদের নিকট থেকে { হি 


দু 2 ৩5 ১৮ ৩৩৩ GH 7 3 GS 


দাও এবং আমাদের পথ প্রদর্শন যখন - এর পরে বক্র না (তানাবলে হে 
কে আমাদের অন্তর করো 
bl গলো চে 


১১০০ 


৯ 


0 LEH Ef ৪৫. ০9০ ৩1814 
[1 তোমার নিকট 


যহাদাতা তুমিই তুমি নিশ্চয় 


০০৯১ 


জু 


০০১৯৯৩5০5৩০ 


৮ AS ৩০ ১) 2 (১ se ৬ ৫ 


তার মধো টির সেদিনে সবলোকদের একঘ্রিতকারী তুমি নিশ্চচ তোর! নলে/হে 


আমাপেরয়ন 


2,2 Lu 
০০০৩ YJ 4h 9) 


খেলাফ করেন না আল্লাহ নিশ্চয় 


এ সবই আমাদের খোদার তরফ হতেই এসেছেন। আর সত্য কথা এই যে, কোন জিনিস হতে প্রকৃত শিক্ষা 
কেবল জ্ঞান-বুদ্ধি সম্পন্ন লোকেরাই লাভ করে) ্‌ 

৮. তার! খোদার নিকট দোয়া করতে থাকে, হে খোদা পরোয়ারদিগার! তুমিই যখন আমাদেরকে সঠিক-সোজা 
পথে চালিয়ে দিয়েছ, তখন তুমি আমাদের মনে কোন বক্রতা ও কুটিলতা সৃষ্টি করে দিওনা। আমাদেরকে তোমার 
মেহেরবাশীর ভান্ডার হতে অনুগ্রহ দান কর, কেন না প্রকৃত দাতা তুমিই। 

৯. হে খোদা, তুমি নিশ্চয় একদিন সমস্ত লোককে একত্রিত করবে যে দিনের আগমনে কোন প্রকার সন্দেহ নেই। 
নিশ্চয় আল্লাহ নিজের ওয়াদা হতে বিচ্যুত হন না। 


রত 


৩. এখনে কারে মনে এ সন্দেহ জাগা উচিত নয় যে যখন তারা “মুভাশাবেহ' আয়াতের সঠিক অর্থই আনেন 
এ তখন তার! তার প্রতি কেমন করে ঈমান আনবে? প্রকৃতপক্ষে একজন সুস্থ বিবেকবান মানুষের মনে 
রী কুরআন যে আল্লাহতা'আলার বাণী এ দৃঢ় বিশ্বাস “মৃহকাম আয়াত" পাঠেই হয়ে থাকে; 'মৃতাশাবেহ' 
Y আয়াতের ব্যাখ্যা দ্বারা হয় না। 'মুহকাম' আয়াত সমূহে চিন্তা-গবেষণা করার পর এই কিতাব যখন 
) আল্লাহরই কিতাব বলে তার মনে পূর্ণ বিশ্বাস ও নিশ্চিন্ততা জন্মে তখন 'মুতাশাবেহ' আয়াত তার মনে কোন 
সন্দেহ-সংশয় সৃষ্টি করতে পারে না। ্‌ 

) 

J 

) 


A 


RET SOT PPT STS APSA STAT TS TSS SET SEE RSLS: 


(20 - 


294,734 ৩০৮৫ 


ম্টি ? ell ৮৪ 


আর 
চর না পি পরে দে ৭ খু 


HI O01 555 BAIS Eh প। ০ 


রি আগুনের . ইন্ধন তারাই এ ং আল্লাহর কাছে "তাদের 
১১০ ভার)... ন হেৰে) এ অর লোক. অং কিছু মাই 


২2১ | ১৬৫ 4৮9 ৩2 (৩৩ 5 ৩৩, 


আমাদের সিদর্শন ভার! অস্বীকার 


TTY 


DD 


CECE 


০. 


DTD 
oa 
an’ 


০০৩ ৩১২, 


০৬ সর 25+ ১৪৬ 22 ডা 
2১1 5 sr dl ৩৬ 


আল্লাহ এবং . তাদের গুনাহের কারণে আল্লাহ তাদেরকে, অতঃপর 


উজ 


৯৮৯ 


৯৩ 


পণ 294 2 টি 


I 
১৮০০২ |, (গু SE 
তাদেরকে 


বল তুষি 


রি 


(যারা) 


A 


১০০৮ 


ODT 


LCSD 


NAAR RLERRLALRLLS 


তত 


দিতে পারবে, না তাদের সন্তান-সন্ততি । তারা দোযখের ইন্ধন হয়েই থাকবে। 

১১. তাদের পরিণতি সে রকমই হবে যা ফিরাউনের সংগী-সাধী এবং তাদের পূর্ববর্তী নাফরমান লোকদের 

হয়েছে। তারা খোদার আয়াতকে মিথ্যা মনে করেছে। ফলে আল্লাহ তাদেরকে তাদের গুনাহের জন্যে ধরে 

] ফেললেন আর বান্তবিকই আল্লাহ কঠিন শাস্তিদানকারী। 

১২. অতএব হে মুহাশ্মদ! যারা তোমার দাওয়াত কবুল করতে অস্বীকার করেছে, তাদেরকে বলে দাও যে/-সেদিন 
{] খুব নিকটে যখন তোমরা পরাজিত হবে এবং জাহান্নামের দিকে তাড়িত হবে। আর জাহান্নাম বস্তৃতঃই খুব খারাপ 

রর 


(সি 


পারাও 


র্‌ 
8 রর, 2/2 ৮১৮ > ১১৬১৮ ১৫৫ 
52 als ৬৬৯৭ (০ PELL ৮৪১১ 


শক্তিশালী স্রান্তাহ এবং ঢাক্ষুসসডাৰে তাদের দ্বিগুণ তাদেরকে তারা 


৯৯৯৯৮৯৯৯৮৯৯ 


পি উ৩০ ২২৩০০ 


NN 


০৮০১১ 


সর 


৬ ds 

আসক্তি . লোকদেরজন্যে মনেরিস করা  অর্তদৃষ্টি সম্পন্নদের জন্য 

IEE ১৮৫৫ £ (৬ 2 20102 568 
প 


রাপীকৃত সত 


ACCES 


CCC 


eg? 
সতত 


১৮৯৯১ 


০১০2০০০০০০০ 


৯১৬১৬ 


CO 


729 PEALE AE ENE ৮2৫1 
! হ(৫3৩। ১১০০ js ৬১১ ৯৬০০০ 2 ACD ? 
S দুনিয়ার জীবনের ভোগসামষী এটা ক্ষেতখামারে এবং. গবাদিপণ্ডর 


sop, 


৫৩৫৩৫ 


এক দল আল্লাহর পথে লড়াই করতেছিল আর অপর দলটি ছিল কাফের। চস্থত্মান লোকেরা পরিফার 
দেখতে পাচ্ছিল যে কাফেরদের দল মুমিনদের দল অপেক্ষা দ্বিগুণ৪; কিন্তু ফেল প্রমাণ করল যে) আল্লাহ যাকে চান 
তাকেই তাঁর সাহায্য ও বিজয় দান করেন। বস্তুতঃ দৃষ্টিমান লোকদের জন্যে ইহাতে. খুবই শিক্ষার বস্তু নিহিত 
রয়েছে। 
১৪. মানুষের জন্যে তার মনঃপুত জিনিস- নারী, সন্তান, সবর্ণ-রৌপ্যের তপ, বাছাই করা ঘোড়া, গৃহপালিত পণ্ড 
ও-কৃষি-জমি বড়ই আনন্দদায়ক ও লালসার বস্তু বানিয়ে দেয়া হয়েছে; কিনতু প্রকৃত পক্ষে ইহা দুনিয়ার সাময়িক ও 
ক্ষণস্থায়ী জীবনের সামী মাত্র। রর: 


5 


LLL 


0 


Ff Pe SEALER TRAE 


a Wa" 


NS 


২০০৫ awh 


৪. যদিও প্রকৃত পার্থক্য ছিল তিনগুন, তবুও যে কোন ব্যক্তি সাধারণভাবে দেখলেও অন্ততঃ এতটুকু মনে করবেই 
যে, কাফেরদের লোক সংখ্যা মুসলমানদের দ্বিগুন । j 
সপ অঅ 225 


সূরা আলে-ইমরান.৩ ১৫৮- পারা,৩ 


কহ আর a nM এত্ত এস এদেশ এক এছ amr aera aA ০৯৮১১১৯১১০৯ ত ৪৯ সত ৮৮০১ পলি সস টলতে ১৮৯০১১৯৮১৯৮ vara শন 
> 
gt | পচ 


০৫৬৫4 22, 12 2, (2 Su 7 fi 
2৩১০% 0০১১ o> (৩১৮৯৮ ৬৬৪ 280 5 ণ 
তোমাদেরকে আমি তুমি বল আশ্রয়স্থল উত্তম যারকাছে আছে আল্লাহ্‌, ৪ 
বলেদেব কি (এমন সত্বা) K 
5৬১ পি পর্ণ ৩ ঠা 0 3 w 2 | 
(৪৬ ৬৬০5 1৮271 0৬ ১৯১ তক পট 

চি কাছে ৩ পর অপেক্ষা রি a ; 
৪৪, ০:৬১ 2৪৭ GS (৪০ ৮৪১৮ আল নু 
ভার মধ্যে তারা চিরস্থায়ী হবে টে ০ হতে প্রবাহিত হয় জান্নাত 

ঠা ৬ ৬৬ উঠিল 2 774 2143 / ধ 
2১ ১ ৮4১ ২০৮৫ 01৮৮9 ১ 8 টি১১। এ 

আল্লাহ এবং আল্লাহর পক্ষ হতে সত্ুষ্টি এবং পলিত্র ্রীসযৃহ ' এবং '[} 


(221 রড রি 62% ১৩৫ ০১৩০০ Hey | 
যারা 


আমরা ঈমান নি হে আমাদের বান্দাদের উপর খুব দি 
এনেছি আনর। নাল - Eo 


2০০৯৩০৩৩৩০০ 
E 


খেন 

ZH রাকা AL রা ৰ AL 
৩2১১) 03৩0 ale (557, (৫ ৮ 
জাহান্নামের শা বাচা দের রি আমাদের এ 

১:১১ (হতে) সা রে ক্ষমা কর 

72 ১487 টি EE / 

Ei) 2 Ol 2 (8 2 ৩3১০) 3 
ক্ষষাধাথা এবং ও  বিনীত-অনুগত ও সত্যবাদী-সতাপন্থী ও 
PAE LEA 
০7৯৩ 


রাতের শেদপ্রাপ্ডে 


মূলতঃ ভাল আশ্রয় তো খোদার নিকটই রয়েছে। 


১৫. বল, আমি কি তোমাদের বলব এ সবের অপেক্ষা অধিক ভাল জিনিস কোনটি? যারা তাকওয়ার নীতি 
অবলম্বন করবে তাদের জন্যে খোদার নিকট বাগিচা রয়েছে, যার পাদদেশ হতে ঝণাঁধার প্রবাহিত হয়। সেখানে 
তারা চিরস্তন জীবন লাভ করবে, পবিত্র স্ত্রীগণ তাদের সংগী হবে। এবং খোদার সন্তোষ লাভ করে তারা ধন্য 
হবে। আল্লাহ নিশ্চয় তার বান্দাদের উপর গভীর দৃষ্টি রাখেন। 

১৬. এসব লোক তারাই যারা বলেঃ “হে খোদা, আমরা ঈমান এনেছি; আমাদের গুনাহ-খাতা মাফ কর এবং 
আমাদেরকে জাহান্নামের আগুন হতে বাচাও”। 

১৭। তারা ধৈর্যশীল, সত্যবাদী-সত্যপস্থী, বিনীত-অনুগত, দাতা এবং তারা রাতের শেষ ভাগে খোদার নিকট 


হল ৩ 


০০০০১৯৯১০১২ 


Vane Ne Ve Ns Na 


72 


৯১৮৯ 


৩০০৩০১২৮৯৯৯ 


(৩০৩০৩০5০৩০৩ 


Ml ৩35 GH OL 8০ Fs 


আল্লাহর কাছে জীবন ব্যবস্থা নিশ্চয় /মহাবিজ্ঞ কী তিনি 
(গ্রহণযোগ্য) 


CCE ৩ এডি ৬5. 


রর দেওয়া হয়েছিল যাদের না না এবং 


উর র্ ১৪৩ ১৮ টির রি 


অহীকারকরবে যে কেউ এবং রি কি তাদের কাছেএমেছে যা 
| কারণে 


514 2 92514 Aw C7 ৬ 1 

৩১ ৪৬৬৪০ 77৯ ০) ৫৫ 2০১1 ০ 

যদি এবন হিসাব (নিতে) তৎপর আল্লাহ নিশ্চয় আল্লাহর নির্দশনগলোকে 
দির 


9 এ 2 6৮ CALA ৩৪ রব 


যারা ও আল্লাহর আমার মুখ আমি সমর্পন বল তবে তোমাদের সাথে . 
কাছে করেছি বিতর্ক করে 


১৮. আল্লাহ নিজেই একথার সাক্ষ্য দিচ্ছেন যে, তিনি ছাড়া আর কোন খোদা নেই, ফিরেশতা এবং সব জ্ঞানবান 


লোকেরাও সততা ও ইনসাফের সাথে এ সাক্ষ্য দিতেছে যে, প্রকৃতপক্ষে সেই মহাপরাক্রমশালী ও বিজ্ঞানী ছাড়া 
আর কেউই খোদা হতে পারে না। 

১৯. আল্লাহর নিকট জীবন-ব্যবস্থা হচ্ছে কেবলমাত্র ইসলাম। এ জীবন-ব্যবস্থা হতে বিচ্যুত হয়েছে সেসব 
লোকেরা যাদেরকে কিতাব দেয়া হয়েছিল, যে বিভিন্ন পন্থা অবলম্বন করেছে, তাদের এই কর্মনীতির একমাত্র 
কারণ এ হতে পারে যে, প্রকৃত জ্ঞান পাওয়ার পর তারা পরষ্পরের উপর প্রাধান্য বিস্তারের জন্যেই এরূপ করেছে। 
বস্তুতঃ আল্লাহর আদেশ-নিষেধ ও হেদায়াত মেনে নিতে যে অস্বীকার করবে তার নিকট হতে হিসাব গ্রহণ করতে 


- খোদার বিন্দুমাত্র বিলম্ব হয় না। 


২০. এখন যদি এসব লোক তোমার সাথে বির্তক করে, তবে তুমি তাদের বলঃ “আমি ও আমার অনুসারীরা | 
৯১১4১8১০৮৮৮ | 


সূরা আলে-ইমরান.৩' ১৬০ পারা ৩. 


ঘাপটি শাসক পপি সত পাতা পক স্পাস্টাাশ্তিক্টাটি তি তি তিস্টারী ইউ উজ দু পপ্প্্ত্ 
০২০ ob nn) চৰ তৰত, LAE এন এপ অক এ Noo. ra ৬১৮ ২ ৬ ৬ ০৯৯৯৮৯৯০৬১৯ ৪৮ ৯৮ ৬৯৯ সপ সি সাত জাত সতর্ক Ph ২৯১৯৪ রে 
রত লি 


51 5 2H 24 a w22 ট পা 5১৬ 55 / ॥ 
£ ৮৫৮৭ £ GES! 5 এ 1 ০2৬১১, ০5 ১1 
১৮০৪৭ কি EEA এবং দেওয়া তাদেরকে RE এবং 

হয়েছিল (যাদেৱ) 4] 


A] ৰ রর 2 পারা 5. পর্বে 21834 2 50৫16 
A (৩৪ রি তা 5 THULE VA 1৯৯৮০) 
$ যদি সঠিক আত্ম সমপণ . অত টা. 
৮2৮ 
¥ 4 
তে ঠা A 21 / পা)১৫৮ $ 
| 9১৬৮৬ 275 201 ১. ৮7 | ৬৮৬০ 1৭ 
Co, pt 
টা টি বান্দাদের উপর খুব দৃষ্টি আল্লাহ এবং ত তোমার | 
b রাখছেন পৌছান (দায়িত্ব) ? 
৫ ৫ ৫272 রে ৬ ll ৮ 224%, (2. ft 
15০ | 0৮৩৪ 5 AM ৬১৩ ০১১৮৩ GW S| 
নৰীদেরকে হত্যা করে ও আল্লাহর নির্দশনাবশীকে অস্বীকার করে যারা, ; 
VD) 
)) 2 se 7 2232327 ভিউ টে চে ৫ ৯,€ 2 ন 
bil ০5৮5 ৬৪৯৩ ORE 5 1221 
Cid নির্দেশ দেয় (ভোদেরকেও) হত্যা করে এবং. অন্যায়ভাবে ২ 
রত 
1 €) ঘা ০৩৩ 2 ও ll (০০ 
বড় যন্ত্রণাদায়ক আযাবের তাদেরকে তাই লোকদের  মধ্যেহতে : 
সুস্বাদ নাও 
RS অভঃপর আহলি-কিতাব ও অ-আহলি-কিতাব উভয়কেই জিজ্ঞাসা করঃ “তোমারও কি আনুগত্য ও দাসত্‌ 


২] করুল করেছ?” তা করে থাকলে তারা সঠিক পথ লাভ করেছে; আর তা হতে ফিরে গেলে (তোমার কোন.দায়িত্‌ |' 
নেই), কেবল দাওয়াত পৌছে দেয়াই-তোমার দায়িত্‌ ছিল, পরে অবস্থা আল্লাহ নিজেই সবকিছু দেখবেন। 


র্‌ 
টু ক্কুত 
২১. যারা খোদার আদেশ-নিধেধ ও হেদায়াত মেনে নিতে অস্বীকার করে, এবং তার নবীদেরকে অন্যায়ভাবে 


ধন হত্যাকরে, আর জনগনের মধ্যে হতে যারা সুবিচার ও সততার আদেশ দানের জন্যে উিত হয় তাদেরকেও হত্যা 
করে- তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। 


এস তা 
পে ক AANA স্ হল >" 


পট ৯ সপ জপ “TD এ জপ আপ পপ 


পাপা শত হার 


টিলা 


এ 


(১০ বারা পা ASA থাকিতে IN eat বিএ Ca A Nae a পপ ১ এসএস 22 


সূরা ১৬১ পারা.৩ 


ডু প্জস্ী 


সপ ৩৬ ৯১৯ ৯৬৮ ৬. rat. raver thar. 5 চ৬ ৯ চিজ টাল 

51 প্র চি ভার 
৪৬ ". 

he ৭০৮ 081 15) ৯ 


নাই এবং আখেরাতের ও দুনিয়ার. মধ্যে তাদের আমল নষ্ট হয়েছে. (ভারাহ) এসৰ লোক 
সমূহ যাদের f 


|: রি রা ৮ 12 পা 2 
Js ১১১৯৯ ১ NU 


7 রত রি {3 ৮৫ 4 পতু 2 ০0৯ 2৬১ 232234 
ৃ ৩ সস ৩০ ৮৮ docs 2 ৮৪ 
A ৬ রর ( 5 প্রতি তুমিদেখনাই কি কোন তাদের 
A 2237027 Prat 2০ 2:71 পা ওপা 22 । শেঠ পা 
| চারের 4 SS 0১ OF AS 
[ তাদের মাঝে ০০৮ আল্লাহর কিতাবের. দিকে তাদের ভাকা হয় কিতাবের কিছু 
| 222 টি 252৬ 927 weds (০০০ 
গু ০৮5১৫ পিছ 2 পির ও 35৬ তি 
্ মুখ ফিরিয়ে নেয় তারা এবং তাদের মধা হতে একদল. ফিরে যায় এরপর 
ৃ 

|) 


কয়েকদিন ₹ তৰে আগুন আমাদের স্পর্শ কক্ষন তার! বলে এজন্যে যে - এটা 
না 


৫ 2 ১ 55 22 AS রর ॥ 226 
J) Ss ৯১: ১ ০৬ 
pr এ ~~ রি রর 22 
| (তাই) তাদের দ্বীনের ব্যাপারে, তাদেরকে ধোকা আর সীমিত 


723% 24, 
৩ ০১৮৯৬০০ 


তারা-উত্তাবন করতেছিল 


২২. এসব লোকের কাজকর্ম দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই ধাংস ও নিরর্থক হয়ে গিয়েছে এবং তাদের |$ 
সাহায্যকারী কেউই নয়। 

২৩. তুমি কি দেখনি, যাদেরকে কিতাবের কিছু জ্ঞান দেয়া হয়েছে তাদের অবস্থা কি? তাদেরকে যখন খোদার 
কিতাবের দিকে আহবান জানানো হয়- তাদের পরম্পরের মধ্যে (তদানুযারী) ফয়সালা করার জন্যে তখন তাদের 
একটি দল পাশ কাটিয়ে যায় এবং এই ফয়সালা হতে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। 

২৪. তারা এরূপ করে এ জন্যে যে, তার! বলেঃ “জাহান্নামের আগুন তো আমাদের স্পর্শ পর্যন্ত করতে পারবে না। 
.আর জাহান্নামের শাস্তি যদি আমাদের একান্তই ভোগ করতে হয় তবে তা মাত্র কয়দিনের জন্যে (বেশী নয)" । 
বস্তুতঃ তাদের মনগড়া আকীদা তাদেরকে তাদের দ্বীন সম্পর্কে বড়ই ভুল ধারণার মধ্যে ফেলে দিয়েছে । 


গুহ 


) 


০৩০ 


শব্দার্থে কুর-১/২১-২ 


2 /)2 হি 65৫. 
| 0 Ol HF 9৯৪ ৪ 
মধ্যে রাতকে তৃমি পৰেশ ক্ষমতাবান কিছুর 
2 22 / 2 AAA DANA 
| 2 2১৩ 2১০1 ও 5৩0 হত এ 
রাতের মধ্যে 


হতে জীবত্তরকে বের কর তুমি এবং 


ইচ্ছা কেড়ে নাও। যাকে চাও সম্মান দান কর; আর যাকে চাও অপমানিত ও লাঞ্চিত কর। সকল প্রকার মঙ্গল ও 

কল্যাণ তোমারই খরধতিয়ারে রয়েছে, নিশ্চয় তুমি সর্বশক্তিমান । 

২৭. রাতকে দিনের মধ্যে তুমিই শামিল করে দাও, আবার দিনকেও শামিল করে দাও রাতের মধ্যে ।জীবনহীন 
| জিনিশ হতে বের কর জীবস্ত জিনিস, ্‌ 


€ 


পু 
ী ৯৯০ 


৫৩০22 


বর বল? 


০ 


সুরা আলে-ইনরান ৩ -- ১৬৩ 


পু ৯৯৯৯৯১১৯১৯৩ 


৩ 


চু ২৯০ 


জু 


NAS 


de তের 


তুমি ইচ্ছে কর যাকে ৮, এবং 


৬র্প ৩ 


সব বে 


তি জট 

রি 250) Rd 

(০ এ পি 
কাফেরদেরকে ০95 “ না 


রি, রত 


। DCA তিল 
১০০৪ এ 


“ব্ররূপ করবে এবং  মু'মিনদেরকে 
৯ 


(সম্পর্ক) 


রত 


প্রত্যাবর্তন হবে 


পাকডাও করবেন না)। 


এ এপার পিতা আত এ পপ ৬ ৬ ৯১০০ ০১৯৬ ৮৮ ৬৯০০৯১০১৯৯১ ৬ পাত 6 ৯৯৬ সি সত ৯১৮ Dar. ৮৯ ১ ৯ ১৯ 


পর্ণ জান 


Gl 02 ৬১৮ 7০৯৩ ও 


মৃতকে বের কর তুমি আবার 


ব্যতীত 


করেছেন 


উঠা তা 


কি রা 


5 2 
OE 


751 


2 2 ED 2 ঘা 2৫158 ৬ / ALA 
৮৪০ 18৮০ 01৮ ৮৬৯৪. ৪9102 OM 
তাদের থেকে তোমরা আতুরক্ষা তবে কোন কিছু আল্লাহর সাথে নাইসেক্ষেত্রে 


uJ Ae 4 sds 4 ৬ ৬০৩৯ 
বিজি 21 ৮ ০৬০৭) ১ ৮2৩০০ 
তোমাদের) আল্লাহরই দিকে এবং তাঁর নিজের আল্লাহ. তোমাদেরকে সাবধান এবং আতুরক্ষা হিসেবে 
এ (সম্পর্কে) (সেটা ডিনুকথা) | 


আর জীবস্ত জিনিস হতে জীবনহীন জিনিস বের কর, তুমি যাকে চাও, বে-হিসাব. পরিমানে রেষেক দান কর। 
২৮. মুমিনর! যেন কখনো ঈমানদার লোকদের পরিবর্তে কাফেরদেরকে বন্ধু, পৃষ্ঠপোযক ও সহযাত্রীরূপে গ্রহণ না 
করে। যে এরূপ করবে খোদার সাথে তার কোনই সম্পর্ক থাকবে না। অবশ্য তাদের যুলুম হতে বাচবার জন্যে 
বাহ্যতঃ এরূপ কর্মনীতি অবলম্বন করলে তা আল্লাহ ক্ষমা করবেন । আল্লাহ তোমাদেরকে তাঁর নিজের সম্পর্কে 
ভয় দেখাচ্ছেন, তোমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে। 


৫. অর্থাৎ কোন ঈমানদার ব্যক্তি যদি কোন ইসলামের দুশনণ দলের পাল্লায় পড়ে ও তার উপর তাদের অত্যাচার- 
উৎপীড়নের ভয় হয় তা হলে তার প্রতি এ অবকাশ আছে যে, সে তার ঈমানকে তখন গোপন রাখতে পারে 
এবং কাফেরদের সংগে বাহ্যতঃ সে এরূপতাবে অবস্থান করতে পারে যেন নে তাদেরই একজন । অথবা 
তার মুসলনানত্ যদি প্রকাশ হয়ে পড়ে তবে সে নিজ প্রাণ বাচানোর জন) কাফেরদের সংগে বন্ধুত্ব মূলক 
আচরণ- ভাব প্রকাশ করতে পারে। এমনকি; কঠিন ভয়ের অবস্থায়, যে ব্যক্তির সহ্য করার ক্ষমতা নেই 
তার পক্ষে কুফরী কথা পর্যন্তও বলে যাওয়ার অনুমতি ('রূখসৎ') আছে। (অর্থাৎ এর জন্য আল্লাহতা*আলা 


৬. অর্থাৎ নিজের প্রাণ বাচানোর জন্য কাফেরদের সঙ্গে যদি আত্মরক্ষামূলক নীতি অবলম্বন করতে তুমি একান্তই 


বাধ্য হও তবে তা শুধু এতটুকু পর্যন্ত হতে পারে যে, ইসলামের আন্দোলন, তার লক্ষ্য ও উদ্দেশ্য এবং 


ইসলামী জমাআতের স্বার্থ ও কোন মুসলমানের জান ও মালের কোন ক্ষতি না হয় এরূপভাবে তুমি নিজের | 
জান ও মাল রক্ষার পন্থা অবলম্বন করতে পারো । কিন্তু সাবধান থাকতে হবে, যেন তোমার দ্বারা কুফরী ও 
টি অধ 


১৯৮০১৯১৯৯৯১: 


A 


৩৩৩০৩০০০০০১ 


উর 


লহ 


০০৯৩3১৩১৯১৩ 
র ও |) 


সৰ 


/ 
করছেন 


চি 
তার নিজের 'আল্লাহ্‌ তোষাদেরকে সাবধান এবং 


(সম্পকে) 


২. 

ba 

| a 
bad 
a 
Ae 
৬ 

১৭ 
NE 
3 
a 


আল্লাহ এবং 


29 2/ 


{ee 


চা 

ত% ০৫ 
১৯5) 
দপ্গাসীল 


6 5.9 
৩৩৭ 
/ iC | 


2 


আল্লাহ্‌ ‘তার সব কিছুইজানেন । আনমান-ধমীনের কোন জিনিসই তীর জ্ঞানের আওতার বাইরে নয় এবং তার 


২৯. হে নবী! লোকদের সতর্ক করে দাও যে, তোমাদের মনে যা কিছু আছে তা গোপন কর, আর প্রকাশ কর, 


কর dE 


০৮ 
৪১ 
বান্দাদের উপয় 


১১৯৯৯৮৯৯৮৯৯ CEASE ATCT CED ODD 


সূরা আলে-ইমরান.৩ | ১৬৫ ূ পারা. ৩ 
৩৩০৩৩252555 


7 1 
2 22 Er As “58 2, 2. 


24 
OCA) 5 


মেহেরব্মন বড় ক্ষমাশীল 


95 01 5 28৮) 
ইবরাহীষের 


"ইমরানের বংশধর ও 


০০০০৬০৬০৬০ ত ESS 


৩১. হে নবী! লোকদের বলে দাও, তোমরা যদি প্রকৃতই খোদার প্রতি ভাল বাসা পোষন কর তবে আমার 
অনুসরণ কর; তা হলে আল্লাহ তোমাদের ভালবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দিৰেন। তিনি বড়ই 
ক্ষমাশীল ও দয়াবান। | | 

৩২. তাদের বল, আল্লাহ এবং রসূলের আনুগত্য কবুল কর । অতঃপর তারা যদি তোমাদের দাওয়াত কবুল না 
করে, তবে আল্লাহ সে সব লোকদেরকে যারা তাঁর ও তার রসূলের আনুগত্য করতে অস্বীকার করে- কিছুতেই | 
ভাল বাসতে পারেন না। 


৫৫৩৩ 


৩৩. আল্লাহ আদম, নূহ, ইবরাহীমের বংশধর ও ইমরানের বংশধরদেরকেণ সমগ্র দুনিয়াবাসীর উপর শ্রেষ্ঠত্ব ও. 
প্রাধান্য দান করে (ও নিজের লবুয়যত ও রিসালাতের জন্যে) মনোনীত করেছিলেন। 
৩৪. তারা সকলেই এক সূত্রে গাঁথা ছিল, একজন অপরজনের বংশ হতে উদ্ভুত হয়েছিল। আল্লাহ সবকিছু শোনেন ' 
ও সবকিছু জানেন। | 


৫৫ 


রব ৭. ইমরান" হযরত মূসা (আঃ) ও হারুণের (আঃ) পিতার নাম ছিল । বাইবেলে তার নাম 'আমরান' লেখা আছে / 
4 


০ রি 3 
১১২৫৫৫৩৫৬৩৬ D7১১, 2 | 


সূরা আলে-ইমরান,৩ ১৬৬ পারা.৩ 


PEE HS AIEEE en SS 
} € ৮১৫ ৪ পপ ৩ পা. RA 
A ১০৩ ©) ০) Ors ১1১ ৬১০ ১ A 
A ভামার জন্য উৎসর্গ করেছি রন হে আমার ইমরানের ত্র বলেছিল (অরণকর) ব্‌ 


১৯৮ 


fl 


) তা ওরা রত 2 Et রর £ তা 2০১০ ০ A 
LE ৬) ০০ 05 Vs GE GCE 
রী তুমিই তুমি নিশ্চয় ভাগয় অতএব ০০০০৯ আমার পেটে সম্রং যা | 
A থেকে তুমি কৰুলকর আছে 7 

৬৫ 9 R 


১ ০8৩০৬ ও ৩৮ 5 


১৩৩৬৬৩৫৩৬০০ 


১০২ 


নয় এবং 
E ঢ 5 টির 
খে. ৯.৫ 1 2 ও 2 ৫৫৬৮ রি টি 
A “ER শয়তান হতে তার ৰংশধরকেও এবং তোমার ভাকে আশ্রয়ে 
A (কাছে) : দিচ্ছি 
VY ৩৫. (তখনো তিনি গুনছিলেন) যখন ইমরানের মহিলা” বলতেছিল, হে আমার খোদা! আমার এ সন্তানকে- যে . 
IK এখন আমার গর্ভে রয়েছে- আমি তোমার উদ্দেশ্যে উৎসর্গ করছি। সে তোমার কাজে সম্পূর্ণরূপে নিয়োজিত 
18৮৮ তুমি জান। 


IN {| ৩৬. অতঃপর যখন সে সেই সন্তান প্রসব করল তখন সে বললঃ খোদা, আমার তো কন্যা-সস্তান ত্ুমিষ্ঠ হয়েছে, 
by অথচ সে যা প্রসব করেছিল তা খোদার জানাই ছিল- আর পৃত্র-সন্তান কন্যা-সম্তানের মত হয় না। যাই হোক, 
আমি তার নাম রাখলাম মরিয়ম এবং আমি তাকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে মরদুদ শয়তানের ফেতনা হতে 
রক্ষা করার জন্যে তোমারই আশ্রয়ে সোপর্দ করে দিচ্ছি। 


সস 
টুকু ১০৮৯ 


Y 
UY 
WY ৮. "ইসরানের মহিলা" বলতে যদি “ইমরানের শ্রী’ বুঝানো হয়, তবে বুঝতে হবে ইনি সে ইমরান নন, যাঁর কথা || 
রব পূর্বে উল্লেখ করা হয়েছে। বরং ইনি হয়রত মরিয়মের পিতা । সম্ভবতঃ তার নামও “ইমরান' ছিল.। কিন্তু 
Y অপর পক্ষে ‘ইমরানের মহিলা'বলতে যদি “ইরান বংশের মহিলা' বুঝায়, তবে তার মানে এই হবে যে, ৮ 
[| হযরত মরিয়মের মাতা এই বংশেরই ছিল্নে। Wy 
উহ হত SSS RTS 


এ 
2 ৫৮১৫ ট 
গড়া তাকে গড়ে ' এবং ; উত্তম . করল হিসেবে তার রব £ | 
তুললেন 
ভিসির 5 


যাকারিয়। ভারকাছে প্রবেশ করভ যখনই ভার তত্ত্বাবধায়ক 
বানালেন 


৯৯৮ 


১৯৮৯৯ 


US 2/23/1 AL Z2 7/2 A 
ul ১2, 00 2) ১৩৩৪ ৬৬৯৪ ৫ Dll 

কোথাথেকে হে যারয়াম (খাকারিয়া) খাদ্যসামযী তার নিকট পেত (সারয়ামের) কক্ষে 
(হাসে) বলল 


222 CR 2৫৮৩ 


5X 20 9) ১৪) KS 02 BAG Us SA 
রিধিকদেন আল্লাহ নিশ্চয় আল্লাহর নিকট et ATT 


রর 24 নর রণ 
যাকারিয়া দোয়া করল সেখানেই কোনিহিসাৰ বাতীত তিনি চান যাঁকে, 


ক শে পা ৩ ও 
৪০৮১ ৬৩৬৩ ৩2 


বংশধর .তোঁষায় নিকট থেকে 


৩৭. শেষ পর্যস্ত তার খোদা এই কন্যা-সম্তানকে সন্তুষ্টির সাথে কবুল করে নিলেন, তাকে খুব ভাল মেয়ে হিসেবে 
গড়ে তুললেন এবং যাকারিয়াকে তার পৃষ্ঠপোষক করে দিলেন। যাকারিয়া যখনই তার নিকট মেহরাবে যেত 
তখনি তার নিকট কিছু না কিছু খাদ্য বা গাণীয় দ্রব্য দেখতে গেত। জিজ্ঞাসা করতঃ মরিয়ম এ তুমি.কোথায় 
পেলে? উত্তর দিত, ইহা খোদার নিকট হতে এসেছে। বস্তুতঃ আল্লাহ যাকে ইচ্ছা করেন বিপুল পরিমাণ রেযেক 
দান করেন। . 

- ৩৮. এ অবস্থা দেখে যাকারিয়া তার খোদাকে ডাকল, হে খোদা। তোমার বিশেষ কুদরতে আমাকে সং-সম্তান দান 
কর ৷ প্রকৃতপক্ষে তুমিই দোয়া-প্রার্থনা শ্রবণকারী ৷ 


কু ৩০৯৯৯৯৯১৯৯১৯১৩৩০০৩১০০-০৩০০০-০৩৯৯১১১৮১৯১১১৯১৯১ 
৩৩৩০5525525 


৫ 


পি 


২৬০ 


PERERA RRR LLL EE EEN SD AeA a 4 


? শু ০2116 
PS ১১ 
a 


রন 


১১০ 


(35 রি 
স্ত্রী 


আমার 4 


৩৯. উত্তরে ফিরেশতারা আওয়াজ দিল- যখন সে মেহরাবে দাঁড়িয়ে নামায পড়তোছিল- “আল্লাহ তোমাকে 
ইয়াহইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন”। সে খোদার তরফ হতে একটি ফরমানের* সত্য প্রমাণকারী হিসেবে 
আসবে । তার মধ্যে নেতৃত্ব ও সাধুতার বৈশিষ্ট্য থাকবে, নবুয়্যতের সম্মানে ভূষিত হবে এবং যোগ্য ও সৎ 
লোকদের মধ্যে গণ্য হবে। | 
8০. যাকারিয়া বলল, “হে খোদা। আমার পতরস্তান হবে কিরূণে, আমিতো বৃদ্ধ হয়েছি, আর আমার স্ত্রী বন্ধা”। ২ | 
উত্তর আসলঃ “এটাই হবে১০; আল্লাহ যা ইচ্ছা করেন তা-ই তিনি করেন” । 

৪১. নিবেদন করল £ খোদা, তাহলে আমার জন্যে কোন নিদর্শন ঠিক করে দাও। . 


৩০০৯৯৯১৯১৯৯ 


CSA er CEES 


SA 


৯. 'আল্লাহতা'আলার ফরমান' -এর অর্থ হযরত ঈসা (আঃ)। যেহেতু তার জন্ম আল্লাহতা'আলার এক অসাধারণ ||| 
নির্দেশে সাধারণ স্বভাবের-নিয়মের ব্যতিক্রমে ঘটেছিল সেজন্য পবিত্র ক্রআনে 'কালিমাতুম মিনাল্লাহ' | 
অর্থাৎ খোদার ফরমান বলে অভিহিত 'করা হয়েছে। 

১০. অর্থাৎ তোমার বার্ধক্য ও তোমার স্ত্রীর বন্ধাত্ব সত্বেও আল্লাহতা'আলা তোমাকে পুত্র-সন্তান দান করবেন। 


২৩২৫ 


Ke 
( 
) 
ly 
| 
n 
A 
R 
A] 
k 
V 
It 
tL 
L 
\ 
tL 


৩ 


SY 


$ 


CEA ০৫০,০৫৫ ২৩৬০১ ২১ 


রর 


par 
RA 


IK 


MECC SERA ALTERED ENS DDS 2 


Ne 


Ld 


সূরা আলে-ইমরান.৩ ১৬৯ পারা.৩ 


2 । পর ৩ দির তি / 5) 29৪) / 
© CA) 2 (301 ১ CEE 5 
কুকুকারীদের 


সাথে তুমি রুকু কর ও তুমি সিজদাকর এবং 


বললেন, নিদর্শন এ“হবে যে, তুমি তিন দিন পর্যন্ত লোকদের সাথে ইশারা-ইর্ধগত করা ছাড়া কোন কথাবার্তা 

বলবে না (বা বলতে পারবেনা)। এ সময়ের মধ্যে তোমার খোদাকে খুব বেশী স্মরণ করবে এবং সকাল-সন্ধ্যা তার 
তসবীহ করতে থাকবে। 

ককুঃ৫ . 

৪২. অতঃপর সে সময় উপস্থিত হল যখন মরিয়ামকে ফিরেশতারা এসে বললঃ “হে মরিয়াম, আল্লাহ্‌ তোয়াকে 
উচ্চ সম্মানদানে মহিমান্বিত করেছেন ও পবিত্রতা দান করেছেন এবং সমগ্র পৃথিবীর মহিলাদের উপর তোমার 
প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব দান করে নিজ্বের কাজের জন্যে মনোনীত করেছেন। 

৪৩. হে মরিয়াম, তোমার খোদার আদেশের অনুগত ও অধীন হয়ে থাক, তার সন্মুখে সিজদা- অবনত হয়ে থাক 
আর যে বান্দা অবনত হয়, তুমিও তাদের সাথে অবনত হও” । 


৩০৩০৩৩০০০৩৯ 


দহ 


৫৫৩৫2 


শব্দার্থে কুর-১/২২-_ 


(০০৬০০০০৯১১৯ 

A পে 41৫ ৮৮৫৫৫ ৫4 5 ৮.0 

8S 4৩ I SH GG OG ॥ 
A তিন মানুষের (সাথে) কথা বলবে এই যে তিনি বললেন 

h ন! নিদৰ্শন D 
A ৫ 225,04 21212 Ed Z> ৫ ৫ 

5175 ও HS চি শি) এর্ভা | 

A ও বেশী বেশী তোমার রবকে তুমি শ্বরণ এবং ইংগিত এছাড়া দিন 1: 

A কর পের) 

£ 124 রানে ৫1৫ 2 / t > / ৬৯৩1 Iw R 

a ৬০৪ ৯] 2 963১) 2, (৬৯০ Po Bf 

ফেরেশতারা বলেছিল যখন এবং প্রভাতে ও: 'সদ্ধার সময় তুমি তসবিহ A 

A 

ন 2.» 22 ৮৫ 2/1 3241 রি ue B 

৯০ GSI শি old সু KK 

তোমার রবের তুমি অনুগত হে মারয়াম নারীদের উপর || 

হও A 

A 


ডে ইস 
হু সু 


AAT TTS 


CC CTD) 


বব অ ARE 


LS 


সূরা আলে-ইমরান ৩ ১৭০ পারা ৩ 


A 


STDS 


DNTP) 


কর 
24 B22 2৬ ৭ SIA AES পা £72 2 > 244 Ff 
০১৫ ৫ (৫21 ৮৪০১৩। ০৮১৪ ১। ৪2৩১ $ 
ঘরিয়ামের তত্বাবধান তাদের মধো তাদের কলমগ্ুলো তারা নিক্ষেপ যখন তাদের কাছে Y 
করবে কে (লটারী করতে) করে 4 
[Ee EAE ৰ IE Bd EE LAE 
hl Ab ১) oma ১% SE ১ A 
2] বলেছিল যখন তারা ঝগড়া করতেছিল যখন তাদের কাছে তুমি না এবং A 
পরল্পরে ছিলে A 
৬৫ 22৮. al 22 নার, মা A | 
S45 6 ৪৯ ঞ OL pays অরুণ | 
তার পক্ষ হতে একটি কথার তোমাকে সুসংবাদ আল্লাহ্‌ নিশ্চয় হে মারয়াব ফেরেশতারা A 
(অর্থাৎ সন্তানের) দিচ্ছেন h 
- BH ৮৫৩৩১ প 5 ৮৩৮৫ 222 
3 ১ ০ trl ৬১5 7১৪ | pl B 
মধ্যে সন্মানিত হবে মরিযামের পত্র ঈসা মসীহ নো A 
: fo 
চা তর / 5:21 / AN LS 7 0723 A 
HE 2608৮ 02 5 53D) 2 ৬৬১ | 
১] সে কথা ৰলবে এবং , সান্ধ্য থাপ্তদের গেন্যহৰে) এবং আখেরাতে ও দুনিয়ার | 
2 ll / ¢ 2 ০৫ ০ 2/ ৪ ৮ ৫ : 
| eal 02 5 SNF 3 ও ru 
Y সংকর্মশীলদের অন্যতম এবং পরিনত ও দোলনায় " মানুষের (সাথে) | 
Ww হবে বয়সে 


ae 


88. হে মুহাম্মদ! এ সবই অদৃশ্য জগতের খবর, এ আমি অহীর সাহায্যে তোমাকে বলে দিচ্ছি। অন্যথায় তুমি তো 
তখন সেখানে উপস্থিত ছিলে না, যথন হায়কালের সেবায়েতরা মরিয়ামের পৃষ্ঠপোষক কে হবে তা ঠিক করার 
জন্যে নিজ নিজ কলম নিক্ষপ করতেছিল১১, আর এ ব্যাপারে তাদের মধ্যে যখন ঝগড়া সৃষ্টি হচ্ছিল (তখন তুমি 
সেখানে ছিলে না)। 
৪৫. যখন ফিরেশতারা বলল, “হে মরিয়াম, আল্লাহ তোমাকে তীর নিজের এক 'বাণীর' সুসংবাদ দিচ্ছেন, তার 
নাম হবে মসীহ ঈসা বিন মরিয়াম; ইহকাল ও পরকাল সর্বত্রই সে সম্মানিত হবে। তাকে খোদার. নিকটবর্তী 
বান্দাদের মধ্যে গণ্য করা হবে। | 

৪৬. সে লোকদের সাথে দোলনায় থেকেও কথা বলবে এবং খুব বেশী বয়সের অবস্থায়ও! বস্তুতঃ সে এক সৎ ও 
সাধু পুরুষ হবে।" 


১১. অর্থাৎ “কোরা" ব্যবহার করে লোক নির্বাচন করছিল । ( কোরা ভাগ্য-নির্বাচক গুটিকা, যথা পাশা) । 


গু ফু 


gm fp, 


2২০৩০০ 


RRR RRR RR RS 


RARER RR REREAD: 


SSS LESS SSS 2২১১১০৩ 


G37 


J 2 60:55) 
রসূল | 


সহকারে এসেছি 
রা j 
আকৃতির নতো মাটি 


‘Zl 9০১ 5 টেডি ৫৩১ রি 78 


পাখী হয়ে যায় তখন তারমধ্যে আমি অতঃপর “ পাখীর 
ফুকদিই 


থেকে  ভোবাদের আমি বানাই (তা)এই যে তোমাদের পক্ষ হতে 
আমি = রবের 


J ৪৭, একথা শুনে অরিয়াম বলল, “খোদা, আমার গর্তে সন্তান হবে কোথা হতে, আমাকে তো কোন ব্যক্তি স্পর্শ 
পর্যন্তও করেনি”। উত্তর আসলঃ এরূপ হৰে২২। আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোন কাজ করার 
V ফয়সালা করেন, তখন শুধু বলেনঃ হয়ে যাও, আর তখনি তা হয়ে যায়। 
y ৪৮. (ফিরেশতারা তাদের পূর্বোক্ত কথার জের টেনে বলল) “এবং আল্লাহ্‌ তাকে কিতাব ও হিকমতের শিক্ষা দান 
করবেন, তওরাত ও ইন্ত্রীলের জ্ঞান শিক্ষা দিবেন" । 

| 82>. এবং বণী ইসরাঈলের প্রতি স্বীয় রসূল হিসেবে নিযুক্ত করবেন। (যখন সে রসূল হিসেবে বণী ইসরাঈলদের 
নিকট উপস্থিত হল তখন বলল) আমি তোমাদের খোদার তরফ হতে তোমাদের নিকট নিদর্শন নিয়ে এসেছি। 
হম 


| ১২ কাল সা কন i 


i 3 
ERR RRA RRR REELS 


ASD DT DOD TD DTT ST LE 


১৯১৯১ 


DS 


সূরা আলে-ইমরান.৩ ১৭২ গারা.৩ 


রাজা 2222 
1}. ৬ ১ ৫» ১৮ ১০? প্র পট পাপা DI তা পাতাটি ৪ 2 2 fl 
তি 4 রত দি ৯৮৮1] 
A Dl ১১ 3) (31 ১ ০০১১৯ এ 25৭) Gr Sh 


fb 


আল্লাহ্র হুকুমে মৃতকে জীবিত এবং কুষ্ঠ ব্যাধীগ্ৰস্থকে ও জন্ান্ধকে  সুস্থ্যকরি এবং 


A { 
)] 9 AED 2712 ১৫৫৬? ৫ 
A ৬ ৮৩১১৯৯৩৩ +; ৩৮৮৬ ও on ৩ 
নি মধ্যে তোমরা মওজুদ কর ; যা এবং তোমরা খাও যা কিছু তোমাদের বলে এবং ৰ 
Rh 22 ৪ রে 2 2 27 ! 50 ৰ উপরে 222 A 
2৯) ৬৬১১0 ৩১ ৮৩৮৪ A 

৯ A 


২৫৩০২১৯১৯১১ 


৪৯১ 


0 ত 
DDD 


৯১৮৯৯১৬৮১৯১ 


Sf 


৯৯৮ 


A AA (us 2. ১৫ পে 175 ৫ ৩ ॥ ১৫ 
৮৩৩ 4০১৮ GH x তি ৫99 2 2১৮০ 


) i . 
তোমাদের উপর হারাম করা যা (এমন) তোমাদের আমি হালাল এবং (অর্থাৎ) তওরাত 
| শক্ত ৭ ০০ ক নত হি ত পা 
f YS ৮৮ চরে (৫5: রর 0 25৬ ৯৭৮ 11 2 7 fl 
A 3 911৯৩ ৬৪৬ ৩2 2৩ > 5 | 
এবং আল্লাহকে তোমরা অতএব. তোমাদের রবের es নিদর্শনসহ তোমাদের কাছে ও 


টি ৫ 
০ ১১৯৪1 


আমার আনুগত্যকর 


ভয় কর 


আমি খোদার হুকুমে জন্যান্ধ ও কুষ্ঠরোগীকে ভাল করে দিই এবং মৃতকে জীবন্ত করি। 
আমি তোমাদের বলি, তোমরা নিজেদের ঘরে কি খাও, আর কি সঞ্চয় করে রাখ । এতে তোমাদের জন্যে যথেষ্ট 
নিদর্শন রয়েছে, অবশ্য ধদি তোমরা ঈমান আনতে প্রস্তুত হয়ে থাক। 

৫০. এবং তওরাতের বে শিক্ষা ও হেদায়েতের বাণী এখন আমার সন্মুখে বর্তমান আছে আমি তার সত্যতা 
প্রতিপন্নকারী হয়ে এসেছি। এ জন্যেও এসেছি যে, তোমাদের প্রতি হারাম করে দেয়া হয়েছে’ এমন কতিপয় 
জিনিস তোমাদের জন্যে হালাল ঘোষণা করে দিব। জেনে রাখ, আমি তোমাদের খোদার নিকট হতে তোমাদের 
কাছে নিদর্শন নিয়ে উপস্থিত হয়েছি। অতএব্‌ খোদাকে ভয় কর এবং আমার আনুগত্য কর। 


১৩. অর্থাৎ তোমাদের মুর্খ জনগণের কুনংস্কারপূর্ণ অমূলক ধারণা-বিশ্বাস, তোমাদের ফকিহগণের সৃশ্মাতিসুস্ম 
L চুলচেরা তর্ক -আলোচনা, তোমাদের বৈরাগ্যবাদী লোকদের কঠোর কৃচ্ছসাধনা এবং অমুসলিম জাতি 
\ সমূহের আধিপত্য ও প্রতিপত্তির কারণে তোমাদের মধ্যে আসল শরীয়তে ইলাহীর (আল্লাহর আইনের) 
k উপর যে বাধা-বন্ধন বৃদ্ধি করা হয়েছে আমি তা বাতিল করে দেব। এবং তোমাদের জন্য আল্লাহতা'আলা যা 
Y হালাল ও যা হারাম করেছেন আমিও তাই-ই হালাল ও হারায় করে দেবো। 

০৫৫৮৫৯ ন শত সস সত সস 


৫৫৩42552525 


Sc 


Po) 


Lt ne 


সূরা আলে-ইমরান ৩ ১৭৩ পারা.৩ 
(০০৩০০০৩৩৬৬০: 
০০৪১৫ | চনে / 5৬০ পা তি ৫ 

১১৩৩৬ চর 506 ঞ 6) 
তার ভোমরা রি তোমাদেরও রৰ এবং আমার রব আল্লাহ্‌ নিশ্চয় 


2° ৩ রর হনে 225 A 
45০৮5 ৬৬ ৫ 968৫৩ Hire Ge 
তাদেক্সহতে ঈসা অনুভৰ করল সত সরলসঠিক পথ এটাই 
A238 i 2 ANE রে AnH ঠক 2/7 AL 2৮5 fh 

মী Cx 05 0 3) ৮৮০০০ 06 ISH | 
র্ঠ হাওয়ারীরা বলল আল্লাহর. দিকে আমার সাহায্যকারী কে 'সেবলল  কুফরির h 
WY ৫2) 22 রো টা ! 2 Ws 9 হি Wd A 
2 বৰ্ণ ৪ রি ৰ ৬১ ৫7712 
(০০৮১৮ BG ৩৪৮ 5 hl ডা ৬ 4১০৩৩ | 


টি, 


সৃতি 


৫৫ 


YD DS 


2৯ 


rand 


am 


মুসলমান ্‌ 
০০৫০৫ A129 7 2/% / ৮4424 ~~ 4 ৫ 
(৩5525 ৯9) ভি 3 Cyl os | ৬9 
রঙ Fe টঁ > রর 
আমাদের লেখ অতএব রসূলকে আমরা অনুসরণ এবং তুমি নাযিল এবিষয়ে আমরা ঈমান হে আমাদের 
(নাম) করেছি করেছ যা এনেছি রব. 


১০২ 


DD 


J 7 24 87, ৮১ lw ৮৮ 
4৬ Bl 5৮21 46 5015 ভ (2৬৪৯) 7৫ 
সার “বানি ও তারা ষড়যন্ত্র এবং সাক্ষদাতাদের 

করল 


Y 


৫১. আল্লাহ আমারও খোদা, তোমাদেরও খোদা, অতএব তোমরা তারই বন্দেগী কবুল কর। বস্তুতঃ এটাই সঠিক 
ও সোজাপথ। 

৫২. ঈসা যখন অনুভব করল যে, বণী ইসরাঈলেরা কৃফরী-ও অস্বীকার করার জন্যে উদ্বুদ্ধ হয়েছে তখন সে বললঃ 
খোদার পথে আমার সাহায্যকারী কে হবে। “হাওয়ারীরা'১৪ উত্তরে বললঃ আমরা খোদার সাহায্যকারী১৫। আমরা 
খোদার প্রতি ঈমান এনেছি। সাক্ষী থাক যে, আমরা মুসলিম- খোদার আনৃগত্যে আত্মসমর্পণকারী। 

৫৩. হে খোদা, তুমি যে ফরমান নাযিল করেছ, আমরা তা মেনে নিয়েছি এবং রসূলের অনুসরণ করার পন্থা কবুল 
করেছি। তুমি আমাদের নাম সাক্ষ্যদাতাদের সাথে লিখে নাও। ূ E 
৫৪. অতঃপর বণী ঈসরাঈলেরা (মসীহর বিরুদ্ধে) গোপন-যড়যন্ত্রে লিগ হল। আল্লাহতা'আলাও তাঁর গোপন 
ব্যবস্থা সম্পন্ন করলেন। আর এধরণের ব্যবস্থাপনার ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশী অগ্রসর হয়ে থাকেন। 


RA CAEL TAAL Tl dd wd al ud ae Oe OO OOO en nn ee ne eed 


LENE 


yg 


২২৬ 


ns 


L 


Y ১৪. আমরা ‘আনসার’ বলতে যা বুঝি 'হাওয়ারী'-র অর্থ প্রায় তাই । 
] ১৫. অর্থাৎ আল্লাহর কাছে, আপনার সাহায্যকারী । 


পল কু 
২১৫৬৩৩৬৬৩৫৩ 


Y 
K 
J 


বুরা-আলে-ইমরান ৩ -. ১৭৫ পারা.৩ 
[ESOS STONES 


5 ৮০949 2 পট ॥ । 2 B/N 
2 2 2 sa ৬ ৰ Pat ৰণ 
১১ (০4৯52 ০৮৬০১ 1৮-৮ ১ 1১-০| EA fe 

গ্রতিফং তাদেরকে নেকীয় ঈমান 
A LE 2 ET 
AA 2 ০154 Lu! 2 ৩ ৪ 2 9 / 
UN 5 ৬১১ ৪ 2১৮১৪) ত ») 21 5 
তোমার কাছে হা এটা জালেমদেরকে ভালবাসেন না আল্লাহ্‌ এবং 


পা ১৫ ৫ 1৯৫ 5) ৫ শব ১৮৫ রি বে 
০2 SBD ৩৪ I ৩০5৩ HH 
অন্তর্ভূক্ত তুমি হয়ো অতএব তোমার পক্ষ হতে (এটাই) সে তখনইহয়েযায় হও তাকে 

না রবের প্রকৃত সত্য 


০০০৩ 2S 


৮৮৫ 


৫৭. পক্ষান্তরে যারা ঈমান ও সৎকাজের নীতি অবলম্বন করেছে, তাদেরকে তাদের প্রতিফল পুরাপুরি দান কর! 
হবে। ভাল করে জেনে রাখো আল্লাহ্‌ যালেমকে মোটেই ভালবাসেন না। 

৫৮. এ যা কিছু আমি তোমাকে শুনাচ্ছি তা আয়াত এবং যুক্তি ও জ্ঞান-পূর্ণ উপদেশ । 
৫৯. খোদার নিকট ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমের মত, এরূপ যে, আল্লাহু তাকে মাটি হতে সৃষ্টি করেছেন এবং 
নির্দেশ দিয়েছেন যে, ‘হও’, আর সে হয়ে গেল১৭। 
৬০. এটাই প্রকৃত ও মূল সত্যকথা, যা তোমার খোদার তরফ হতে ঘোষণা করা হচ্ছে অতএব তোমরা সেসব 
লোকের মধ্যে শামিল হয়ো না যারা এ বিষয়ে সন্দেহ পোষণ করে। 


হু 


২১০ 


৫৩৩ 


০2০৩ 


২৩৩৩ ৩৪ সহি 
২৩442255222 


২০২০ Nm We" 


RRR LS 


pr 


১৭. অর্থাৎ মাত্র ‘বিনা পিতায়' জন্মগ্রহণ করাই যদি কাহারো পক্ষে খোদার পুত্র হওয়ার জন্য বড় যুক্তি হয়ে থাকে 
তাহলে আদম (আঃ) সম্পর্কে অনুরূপ ধারণা পোষণ খৃষ্টানদের পক্ষে অধিকতর উচিৎ ছিল। কারণ, মনীহ 
(আঃ) এর জন্ম তো মাত্র বিনা বাপে হয়েছিল কিন্তু আদম (আঃ) তো মা ও বাপ ছাড়াই পয়দা 
হয়েছিলেন। 
২১২৫৬৩১০১০৩ 


তু তত 


৫৩2৩ 


রর 


সুরা আলে-ইমরান ৩ ১৭৬ পারা.৩ 
[৬52০255১১০১ 
5 রর 2/2 টা 7 হেৰে 2/4 
hl ৬ 0৩2 2৩ ৩ ৩১ 
A যা এর পরেও সে ব্যাপারে তোমার সাথে যে অতঃপর 
A বিতর্ক করে 

রন রা ০ শটে ০ 9822 এ EXE Ad 2 ৮ / 
AE ৬৮ ৩৩ HGS ০ ds ৮৪ IH 

জ্ঞান 


রর 
A ও আমাদের ছেলে ডাকি আমরা তোমরা আস বল তাহলে ভিন 


দেরকে এসেছে 
7০১6 (4 তি OT 
রা তোমাদের ছেলে 


তোমাদেরনিজে ও আমাদেরনিজে ও তোমাদের নারীদেরকে ও আমাদেরনারী ও 


~~ 


১৩ 


DD 


Ge Se BO OY 


OOS On OO Dw OT PC A ON 


১১১১০১১০১৯১ 


শত 


তি me TCC ELETDS 


4 


তাল 
22 2 G21d Au 
& ০১৮৭৩ ১ ০4] 


ফাসাদ সৃষ্টিকারীদের সম্পর্কে খুব অবহিত আল্লাহ 


(2 


20. ০5 2 A রর 442 234244 হাতা A 
UEC Ge hl ES ০৫ OES 2 
ly মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিশাপ আমরা অতঃপর বিনীতভাবে আমর! এরপর 
Y দে আবেদন করি 
6 2 AA &/ উট A ৫০৮ প৫ পতি ॥ ৫ 
J ৯), ৫০| (১০ 5 =) | ৮ 1৬৬১ 01 
1 ছাড়া লাহ কোন. নাই আর "সত্য বৃত্তাওত  অবশাই এটা নিশ্চয় 
204 ৫2 তার? LIA Ly / ০ 
Kol ors xl ১৪ Bl ols 5০ 
নি যদি অতঃপর মহাবিজ্জ পরাক্রমশালী নিশ্চয়ই আল্লাহ নিশ্চয় এবং আল্লাহ 
\ তি 
nN 
UL 
Ny 


বলেদাও যে- এস, আমরা নিজেরা ও আমি এবং প্রত্যেকেরই নিজ নিজ পরিবার পরিজনকেও নিয়ে হাজির হই, 
আর খোদার নিকট দোয়া করি যে, যে মিথ্যাবাদী তার উপর খোদার অভিশাপ বর্ষিত হোক। 


A 


৩৩22522০2০2 


০৩৫৫৫৫০৩৫৩০ 


১০০৩০০০০০০১ ৯৯১০১০০৯০০০ 


£ 


|) 
2১১ | : 


১৩০০৮ 


. বল, “হে আহলি-কিতাব, এস, এরূপ একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে সম্পূর্ণ সমান, তা 
এই বে, আমরা (উভয়ই) আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করবনা, তাঁর সাথে কাউকেও শরীক করব না এবং 
আমাদের মধ্যে কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে নিজেদের রব বা খোঁদন্্রপে এহণ করব না” । -এ দাওয়াত কবুল 
করতে তারা যদি প্রস্তুত না হয়, তবে পরিষ্কার বলে দাও যে, ভোমরা সাক্ষী থাক, আমরাতো মুসলিম-কেবলষাত্র 
Vy খোদার বন্দেগী ও আনুগত্যে নিজেদেরকে সোপর্দ করে রেখেছি। 
৬৫. হে আহলি কিতাব ! তোমরা ইবাহীম সম্পর্কে আমাদের সংগে কেন ঝগড়া কর? তওরাত ও ইঞ্জিল তো. 


A 
A 
| 
) 
h 
$ 
) 
রা 
) 
Ht 
A 
Ah 
)] 
Rl 
A 
L 

৬ 
র্‌ 
Ny 


ES 


৫৩৫ 
fl ৮ . ্ 
পিরিত 4৩৩১5৯352৩৮ 


J ই 
IBSEN 


সূরা আলে-ইমরান:৩ ১৭৮ পারা.৩ 
৩০১১০০০০০০৩ 


STEER 


AS BG tle 2 ৫৫ SS ৩ CECE 


৯১ 


তত 


2 


১ 


2 2 2 12 


৫১১ 17298) 0৬০ ৪৫১৮৩ SI 1 
না 


ইয়াহুদী ইবরাহীম ছিল 


(মধ্যে) (ঘনিষ্ঠ হওয়ার) 
2 AEE ৩:6৫ At ৫১০৫) পাঠ হত 
১1৮০৫) | 2 ৯০ 1৬৬১ » ৮১৯ ৬4 
যারা ও  “নিৰী এই ও তার অনুসরণ (ভারা) অবশাই 
যারা 


SD TDD DTCC CSE CC ECD 


Cos ০০৩৯৯ 


NEL 


gp 


৬৬. তোমরা যে সব বিষয় সম্পর্কে জ্ঞান রাখো, সে সব বিষয় নিয়ে তো যতেষ্ট বিতর্ক করলে, এখন যে সব 
বিষয়ে তোমাদের বিন্দুমাত্র জ্ঞান নেই তা নিয়ে কেন বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ? প্রকৃত জ্ঞান তো আল্লাহর রয়েছে, 
তোমরাতো কিছুই জাননা । টা 

৬৭. ইব্রাহীম না ছিল ইয়াহুদী, আর না ছিল খৃষ্ঠান; বরং সে তো ছিল একজন একনিষ্১৮ মুসলিম, সে কখনো 
মুশরিকদের মধ্যে শামিল ছিল না। 


নু 
বৰ 
; 
3 
| 
8 
রর 
নু 
রর 


Y এখন এ সম্পর্ক রাখার বেশী অধিকারী হচ্ছে এই নবী এবং তার অনুসারী ঈমানদার লোকেরা । 


১৮. মূলে ‘হানিফ’ শব্দ ব্যবহৃত হয়েছে, এর দ্বারা এমন ব্যক্তিকে বুঝানো হয় যে সব দিক থেকে মুখ ফিরিয়ে এক 
বিশৈষ নির্দিষ্ট পথে চলে! এর মর্ম বুঝাবার জন্য আমরা অনুবাদ করেছি “একনিষ্ঠ মুসলিম” 


১১৩ ইহ দস 


2555৩ 


L 
te 


রর 


সূরা. আলে-ইমরান.৩ ১৭৯ ূ পারা.৩ 


pr 


CSCC ELC DDD DDD TDD DDD me rg 


hs ESC ee ec na Pr mor nr ey) 


Pana inl 


DY 


১৯০ 


be) 
শশা ৮ 
FT) 
১৯১৯০৫৯১৯৯৯ PDD 


A 

A 

ৰণ 122 2 22 A 

AT TT বার 27 

ও ৪৩১৩ FA 2 এটা ol ৩০১৩ | 

আহলি হে পর্যবেক্ষণ করছ তোমরাই অথচ আল্লাহর নিদর্শন তোমরা অস্বীকার A 

্ গুলোকে করছ র্‌ 
Ad 4 27227 / ১ ৫.৫ 72147, 1 hh 
এ ও 5 5৮৩৫ GI ০৮১৩ © SSK 
A হককে তোমরা গোপন এবং বাতেলের সাথে হককে তোমর! মিলাও কেন কিতাব A 
A bial i (23424. 21 / A তে 
A ৪0 ৭৩ 5 RE 
রঃ (ভালভাবেই) জান তোমরা অথচ A 12 
Ne বস্তুতঃ আল্লাহ কেবল তাদেরই সহায়ক ও সাহার্য্যকারী যারা ঈমানদার । A 

.৬৯. (হে ঈমানদারেরা) আহলি-কিতাবদের মধ্যে একাঁট দল তোমাদেরকে কোন না কোন রকমে পথ অষ্ট করে 

ত রত তর আয তর আচ তত বামত ক বত আয 


তাদের সে চেতনাই নেই। | | 

৭০. হে আহলি-কিতাবরা, খোদার আয়াত কেন অস্বীকার করছ? অথচ তোমরা নিজেরাই তা প্রত্যক্ষভাবে 
পর্যবেক্ষণ করছ১৯। 

৭১. হে আহলি-কিতাব, সত্যকে বাতিলের সাতে মিশিয়ে কেন সন্দেহযুক্ত করে তুলছ? জেনে-বুঝে কেন 


তু 


সপন 
| / 
| .১৯ “এই বাক্যাংশের আর একটি অনুবাদ হতে পারে-“তোমরা নিজেরাই সাক্ষ্য দিচ্ছ” । উভয় অবস্থায় মূল অর্থ y 
NY একই থাকে, তাতে কোন প্রকার পার্থক্য দেখা দেয় না। বস্তুতঃ নবী করীমের পবিত্র জীবন-ধারা এবং 
WY সাহাবাদের জীবনের উপর তার মহান শিক্ষা ও দীক্ষা-প্রণালীর বি্য়কর প্রভাব এবং কোরআনে বর্ণিত ্ 
ধা উন্নত স্তরের বিষয়বন্ুসমূহ- এ সবই খোদার উজ্জ্বল নিদর্শন। নবীদের বিশেষ অবস্থা ও আসমানী Y 
রর কিতাবের বৈশিষ্ট্য সম্পর্কে অভিজ্ঞ কোন ব্যক্তির পক্ষে এ সব আয়াত দেখে হযরতের নবুয়ত সম্পর্কে ্ 
Vl সন্দেহ পোষণ রুরা বড়ই কঠিন ছিল। Y 
RRA 


টস ত সত ত ES 
2১-55-5- SSE SENS 


et gt? at a = 


য়া 
০ 5 রত [| 2°? Ls 
৮১০2৩ 5 8? 5 28) 


তারা সম্ভবত তার শেখে তেজহ কং 


তোমাদের 
(বিরুদ্ধে) 


ৃ দেয়া হয়েছিল 
৮ Lt এ ৬ 051 6) OF ৫৫ ৫৪ 


যাকে তিনি দেন আাহরই হারতে সব অনুযহ দির তুমি বণ তোমাদের কাছে 


কুকুঃ৮ 

৭২. আহলি কিতাবদের মধ্যে হতে একটি দল বলে, এই নবীর প্রতি বিশ্বাসীদের নিকট যা কিছু নাযিল হয়েছে 
| তত গা সত লা তর কর কত ত রা কাদতে 
হি 

৭৩. উপরস্তু তারা পরস্পরে বলাবলী করে, নিজেদের ধর্মমতের লোকছাড়া আর কারো কথা মানবে না। হে নবী, 
| তাদেরকে বলে দাও যে, “প্রকৃত হেদায়াত হচ্ছে খোদার হেদায়াত এবং এটা তারই নীতি যে, একদিন 
|] তোমাদেরকে যা দেয়া হয়েছিল তাই অন্য কাউকে দয় হবে। অথবা অন্য লোকরা তোমাদের খোদার সুখে 
|] তোমাদের বিরুদ্ধে পেশ করার জন্যে কোন মজবুত প্রমাণ পেয়ে যাবে" 1 হে নবী তাদের বলে দাও যে, অনুগ্রহ, 
UE OS তিনি যাকে চান, দান কয়েন! 


হত 2০2০১০০০০১১ 
4 ॥ 


৩৫৩৫৩ 


523৩৬৬০৬১১০ ৬০৮০০০০০১০১ 


সূরা আলে-ইমরান.৩ ১৮১ 


NESS ASCE UN CET 


বা 


০১ TTR SOS ১ 


রে 


১১১১৬৩৩৩৬৩৩ 


সি 


তিনি বিশাল দৃষ্টিসম্পনু২০ সর্বজ্ঞ । 
৭৪. নিজের অনুগ্রহ দানের জন্যে যাকে চান নির্দিষ্ট করে থাকেন, আর তাঁর অনুখহও অনেক বেশী এবং বিরাট । 
৭৫. আহলি-কিতাবদের মধ্যে কোন কোন লোক এমন আছে যে, তোমরা যদি তাদের গ্রতি আস্থা রেখে ধন- 
সম্পদের একটা বিরাট স্তুপও তাদের নিকট আমানত রেখে দাও তৰে তারা তোমাদের ধন-সম্পদ তোমাদের 
নিকট ফিরিয়ে দেবে। আর কারো অবস্থা এক্সপ যে, একটি মুদ্রার ব্যাপারেও যদি তাদের প্রতি বিশ্বাস স্থাপন কর 
তবে ভা কখনো তোমাদেরকে ফিরিয়ে দেবেনা । অবশ্য তখন দিতে পারে যদি তোমরা একেবারে তাদের মাথার 
উপর চড়ে বস ৷. | 


২০. মূলে 'ওয়াসেউন' শব্দ ব্যবহৃত হয়েছে । কোরআনে এ শব্দ সাধারণতঃ তিনপ্রকার জায়গায় ব্যবহার করা 
হয়েছে। প্রথমতঃ যেখানে কোন মানব গোষ্ঠীর সংকীর্ণ দৃষ্টি ও সংকীর্ণ চিন্তার কথা আলোচিত হয় এবং এ 
সত্য তাদের জানিয়ে দেওয়ার প্রয়োজন হয় যে আল্লাহ তোমাদের মত সংকীর্ণ দৃষ্টি-সম্পন্ন নন, সেখানে এ 
শব্দ খোদা সম্পর্কে ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়তঃ যেখানে কাহারো কার্পণ্য, সংকীর্ণ হৃদয় ও 
সাহসহীনতার জন্য তিরষ্কার করে এ .কথা-বলার প্রয়োজন হয় যে, আল্লাহ অত্যন্ত উদার-হন্ত , তোমাদের 
মত কৃপণ নন, সেখানেও খোদার পরিচয় হিসাবে এই শব্দ ব্যবহৃত হয়েছে। তৃতীয়তঃ সেখানেও এই শব্দ 
ব্যবহার করা হয়েছে যেখানে লোকেরা নিজেদের চিন্তা-বিশ্বাসের সংকীর্ণতার কারণে খোদার প্রতি কোন না 

কোন দিক দিয়ে সংকীর্ণতা ও সীমাবদ্ধতা আরোপ করে এবং তাদেরকে একথা জানিয়ে দেওয়া উদ্দেশ্যে হয় 

যে- আল্লাহ অসীম ৷. . I - 
হু ক দস অঅ সস 


LARA RRR NRRL LED DDD > 


৩ 


He 


by 


সুরা আলে-ইমরান.৩ 


| 
A 


LAS ৬৪ চি ও 


১০১ 
লিরক্ষরদের, 


(অর্থাৎ আরবদের জন্যে) 


5 


অ 


সপ 


১১২ 


ane 


his 


তত 


তারা অথচ মিথ্যা 


১২০১৯১০৯১৯৯ 


নি 


পি ৩৩৬৬৩ 


রে 


NA 


A) 


A 
fc 


£ 


(৫৩-১৩-১৯৯১ 


ও 


ব্যাপারে 


BS ০5 


৮৭ 1 ৮ ৯৮ le ১ 3 
41 0 ৫91 ১ ০৬৪৯3 or 


আল্লাহ তাহলে নাফরমানী ও তার ওয়াদা পূর্ণকরবে - যে 


১৮২ 


যারে 
টি 2 ৰলে 


dr 


4) Ge 5528 


আল্লাহর উপর তারা বলে 


পা 124 ৮৫5 


০১৩৬ GN 6) ও 


0) 

Y নিশ্চয় থেকে বাচবে 
৬ 2 

Ny Al Je 
আল্লাহর প্রতিশ্কুতিকে 


অতিকষ্টদায়ক শান্তি তাদের জন্যে এবং 


she Pgs 


(দয়ার দৃষ্টিতে) না এবং আল্লাহ 


বিক্রয় করে যারা নিশ্চয় নাফরমানী থেকে বেঁচে ভাল বাসবেন 


Ld 234 তে 32 2042 


রয়েছে 


তাদের সাথে - 
কথা বলবেন 


22% 


বরং, 


রণ 


(2৩৩৩5০৩2555 


|! 
৩ ৬১১ 
র্ঘে এট! 


AL শীত 2 ৩ 


রে 
৩ ০১৯২৪ 
হা (ভালভাবে) 


dD .032 ০৪ 


তাদের একূপ নৈতিক অবস্থার মূল কারণ, তারা বলে, উদ্বীদের (ইয়াহুদী ছাড়া অন্যান্য লোক) 
ব্যাপারে আমাদের কোন দায়িত্ব নেই। বস্তুতঃ তারা এ কথাকে সম্পূর্ণ মিথ্যা বানিয়ে আল্লাহর প্রতি আরোপ 
করছে। অথচ তারা ভাল করেই জানে যে, আল্লাহ এমন কোন কথাই বলেননি । 
৭৬. তাদের প্রতি কোন জিজ্ঞাসাবাদ করা হবেনা কেন? যে ব্যক্তিই নিজের প্রতিশ্রণতি পূর্ণ করবে এবং পাপ- 
নাফরমানী হতে বিরত থাকবে, সে খোদার প্রিয় হবে। কেননা পরহেযগার লোকই খোদার প্রিয়পাত্র হয়ে থাকে । 
৭৭. আর যারা নিজেদের প্রতিশ্র্ঘতি এবং নিজেদের শপথ-প্রতিজ্ঞাসমূহ সামান্য মুল্যে বিক্রি করে ফেলে পরকালে 
তাদের জন্যে কোন অংশই নির্দিষ্ট নেই। কিয়ামতের দিন না আল্লাহ তাদের সাথে কথা বলবেন, না তাদের প্রতি 
চেয়ে দেখবেন, আর না তাদেরকে পবিত্র করবেন; বরং তাদের জন্যে তো কঠিন ও উৎপীড়ক শাস্তি রয়েছে। 


£ 
৮০৯০০১৮১৮৫৬ 


DDD 


০০১৯৮১৯১ 


মি 


০০০০০০০৩৩৫৩ 


৩০২০১ 


৫4552555252 


০০১৩০ 


ৰং 


ৃ 


Ny 


A - 
Y 


সূরা আলে-ইমরান:৩ ১৮৩ 


০৩৬৬০১০৩১০০ 


টি 232 রে ২২ > টা ৩ টি 2৫ ১ পাপা ১৫১ ৫ ৮1 
নী ৬৮০১ 24০৬ ০৪৪০ ON CY নও ও) 57 
রি 


2 PEG “> oN 1 ৮ পর পারত 1 পেত রা 
১৪ 5১ 93৮ 2 ০৩৪ 0255 ডে 5891 0৯ 
থেকে তা তারা বলে এবং কিতাবের অংশ তা না অথচ কিতাবের অংশ 
(এসেছে) (হিসেবে) 
রে চিনে রা ct / 2 2 2 AP creo পা বড ৯ 
Al ৩০ ৩৮৯৯ ১801 KE 02 Bly DM ৬০৪ 


আল্লাহর বিরুদ্ধে তারা বলে এবং আল্লাহর নিকট সিরাত আছাহা কাছ 


2S 


১০০১২০০১১২০ Nan Nae Wag We Wa Wee a Neal aa Pa 


"fa, 


০5৬ 902৬ ১০৪ রি ভি 


তপু তপু তু 


৯৯৯১৯৩১৯১৯৩ 


+০1৮ রদ তাত 8, 2৩ 207. £3 BR 
KGS 33° 093 330s Us 15 | 
২] আন্লাহওয়াল৷ তোমরা হও কিন্তু "আল্লাহ ব্যতীত শর প্র হে A 
A (সে বলবে) যাও A 


৫১৫০ 


, যেহেতু 


2৯ 
অধায়ন করে থাক তোমরা ও কিভাব শিখিয়ে থাক ভোমরা তু 


pre fm fp 


৫৫৩৫৫ 


হুক হু 


৭৮. তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কিতার পাঠ করার সময় জিহবাকে এমন তাবে উলট-পালট করে 
যে, তোমরা যেন মনে কর, তারা কিতাবের মূল ভাষন পাঠ করছে। অথচ প্রকৃত পক্ষে তা কিতাবের এবারত নয় | 
তারা বলেঃ আমরা এই যা কিছু পড়ি তা সবই খোদার তরফ হতে প্রাপ্ত-অথচ তা প্রকৃত পক্ষে খোদার তরফ হতে 
প্রাপ্ত নয়। তারা জেনে-শুনে মিথ্যে কথা খোদার প্রতি আরোপ করছে। 

৭৯. কোন মানুষেরই এটা কাজ নয় যে, আল্লাহু তো তাকে কিতাব, ক্ষমতা ও নবুয়ত দান করবেন, আর সে এ. 
সব কিছু লাভ করে লোকদের বলবে যে, তোমরা খোদার পরিবর্তে আমার দাস হয়ে যাও, সে তো এটাই বলবে 
যে, সত্যবাদী রব্বানী (আল্রাহওয়ালা) হও- যেমন এই কিতাবও এর ভাকীদ দিতেছে ঘা তোমরা নিজেরা পড় ও 
অন্যকে পড়াও। 


ACCS 


ইস 


৩৩৩৩৮ 


৫৩০৩০ 


০০৩৫ 


তু 


৩৩৩৫৩ ০৮৯৬০৩০০০২২ 222০৩ |: 
২২৩৩৩৫৩৫৩৩৬ ৩৩০১4 
| পপ. 


| 


সূরা আলে-ইমরান.৩ ১৮৪ পারা.৩ 
৩৫৩০০০১১০১৯ 


CA 
2] 


লহীদেরকে ও ফেব্রেশতাদেরকে তোমরা গ্রহণ 


"করবে 
রত (৮৫:51 22 CAEL 
০৪ 2 নু 
5০ ০১৮৮5 ৮৩ 
এবং মুসলমান তোমরা 
(তা কি সব?) ডি 
৮৮০2৫ ৭. Ad 
ASS YY 
তভোমাদেরআমি অবশ্যই 
দিয়েছি 


নবীদের ৃ 
যা (থেকে এই বলেযে) 


১. PARA ৮৬ 2 ৬ ৮৫76 i237 Ef ৮ 
A ৬৬০ OS) 
তার সত্যায়নকারী 


০০২০২ ০০০৬ 


raf mt af at aad md madam a ৯ পিপিপি 


আক অত 


০১০০ 


০০২০ 


পি 


৯ 


৮০. সে কখনো তোমাদেরকে এ কথা বলবে না যে, ফিরেশতা অথবা পয়গন্বর্দেরকে নিজেদের খোদা 
নাও। তোমরা যখন মুসলিম তখন একজন নবী তোমাদেরকে কুফরীর নির্দেশ দিবে, তা কি সম্ভব? 
রুকুঃট | 

৮১. স্বরণ কর, খোদা নবীদের নিকট হতে এ প্রতিশ্রুতি নিয়েছিলেন যে, আজ আমি তোমাদেরকে কিতার ও 
বিজ্ঞান, কর্কৌশল ও বৃদ্ধি দিয়ে ধন্য করেছি। কাল অপর কোন নবী তোমাদের নিকট ঠিক সে শিক্ষা নিয়েই 
যদি আসে যা তোমাদের নিকট পূর্ব হতেই বর্তমান আছে তবে তার প্রতি তোমাদের ঈমান আনতে হবে এবং তার 
সাহায্য করতে হবে২১। - 


১০১৯ 


সস 


এ 


“Nn 


২১. অর্থাৎ প্রত্যেক নবীর কাছ থেকে বরাবর এই বিষয়ের প্রতিশ্রুতি এহণ করা হয়েছে। এখানে এতটুকু কথা 
আরও বুঝে লওয়া আবশ্যক যে, হযরত মুহাম্মদের (সঃ) পূর্বে প্রত্যেক নবীর কাছ থেকে এইরূপ প্রতিশ্রুতি |$ 
গ্রহণ করা হয়েছিল । এবং তারই ভিত্তিতে প্রত্যেক নবী তার পরবর্তী নবী সম্পর্কে তার উম্মতকে অবহিত 
করেছেন এবং তার থ্রতি ঈমান আনতে ও তাঁকে সমর্থন ও তার সংগে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছে। 
কিন্তু কি কুরআন বা কি হাদিস- কোন ক্ষেত্রেই এন্সপ কোন বিষয়ের বিন্দুমাত্র উল্লেখ ও সন্ধান পাওয়া যায় 
না যে, হযরত মুহাম্মদ (সঃ) - এর কাছ থেকে এপ কোন প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে ৰা তিনি নিজের 
উম্মতকে ভার পরবর্তী কোন নবীর আগমন সম্পর্কে সুসংবাদ দিয়ে তার (পরবর্তী নবীর) প্রতি ঈমান আনার 
নির্দেশ উপদেশ দান করেছেন৷ কুরআন মজিদে নবী করীমকে (সঃ) সুস্পষ্টভাবে 'খাতেমুন নবীইন' বলে 
আব্যায়িত করা হয়েছে। বহু সংখ্যক হাদিসে রসুলুল্লাহ (সঃ) এই কথা নির্দেশ করেছেন যে, তার পরে আর ' 
কোন নবী আগমন করবেন না। 
২4০5১৩৩৬৩০০ 


f 
A 
A 
A 
Y 
রা 
রা 
রর 
Y 
রত 
রী 
Y 
gy 
| 
0 
Y 
Y 
Yd 
রত 


ও 


জু সুলভ 


সত ২৯২৩০ সত 
MTD TDD TT DTT ACTA TL TD TTT PPS 


১:০১ 


১৯৯ 


১৯ 


টি 
০০০৯১ 


১৯৮১৯৮৯৯৯৮১ 
ADD 


০০৩০০5১৩০৩০ 


De hy 


8884৯ এবং ইয়াকৃবের 
পর) 
এ কথা বলে আল্লাহ্‌ জিজ্ঞাসা করবেনঃ তোমরা কি ইহার অংপীকার করছ এবং এ সম্পর্কে 
আমার নিকট হতে প্রতিশ্রুতির-গুরুদায়িত্ নিতে প্রস্তুত আছ? তারা বললঃ হ্যা আমরা স্বীকার করছি। আল্লাহ 
IN বললেনঃ তবে তোমরা সাক্ষী থাক, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম । 
৮২. এর পর যে নিজের প্রতিশ্ররণ্তি ভংগ করবে সে-ই কাফের। 

(1 

ৰং 


CA 


ee pe 


81 ৮৩. এখন এসব লোক কি খোদার আনুগত্য করার পন্থা (খোদার দ্বীন) পরিত্যাগ করে অন্য কোন গঙ্থা গ্রহণ . 
করতে চায়? অথচ আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসই ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক খোদারই নির্দেশের অধীন 
্ (মুসলিম) হয়ে আছে আর মূলতঃ তারই দিকে সকলকে ফিরে যেতে হুবে। 

Y ৮৪, হে নবী, বল আমরা আল্লাহকে মানি, ইব্রাহীম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবও ইয়াকুবের বংশধরদের প্রতি যা. 

উস নাযিল হয়েছে-তাও, মালি । গুহ হু সস স তত সূ সপ 
শব্দার্থে কুর-১/২৪-__ লি EGE 


RARER RRR RR RRR TS 


LAE 


০০৯১০২০০০০০২০০০০৮১১১৯১৮০ 


COAT AT DPD 2D 


০৩০ 


হেদায়াত দিবেন কির্ূপে 


নে ৮ পু 2 2 ৫০১৫ ৮৫৫ 
1 6৩5 57) ৩৩ ০ 


তারা, সাক্ষী দিল : অথচ তাদের ঈমানের পরেও (যারা) কুফরী 
করল 


রসূল 
AE ৬ ডে? 24 ৬ / 2172 22 NM 
(যার!) স'ুদায়কে হেদায়াত দেন না আল্লাহ আর স্পষ্ট নিদর্শনাবলী তাদের কাছে 
জালেম | এসেহে 
সেই হেদায়াতের প্রতিও আমাদের ঈমান আছে যা মূসা, ঈসা ও অন্যান্য 
পয়গম্বরদেরকে তাদের খোদার তরফ হতে দেয়া হয়েছে। আমরা তাদের মধ্যে কোনই পার্থক্য বা-তারতম্য করিনা 
এবং আমরা খোদার ফরমানের অধীন ও অনুসারী (মুসলিম) । 
৮৫. এই আনুগত্য-ইসলাম-ছাড়া যে ব্যক্তি অন্য কোন পন্থা অবলম্বন করতে চায় তার সেই পদ্থা একবারেই কবুল 
করা হবে না এবং পরকালে সে ব্যর্থ ও বঞ্চিত হবে। ৃ 
| ৮৬. যারা ঈমানের নিয়ামত একবার পাবার পর পুনরায় কুফরীর পথ অবলম্বন করে তাদেরকে আল্লাহ কিন্তুপে 
|] হেদায়াত দান করতে পারেন! অথচ তারা নিজেরা এ কথার সাক্ষী দিয়েছে যে, এই রসূল সত্য এবং তাদের নিকট 
[জল নিন সতত এসেছে আহ যালেমনেরকে কখনই হায়াত দান করেন না। 
Vy 


& ক 
২০২৫৫4৫৩০৩৩ 2০2০০ 


ক 


\ 


| 
y 
Y 
I 
Y 


রা 


তত 


এ 


NAAN 


১১১ 


DDD 


০০০৩ 


~~ 


anda 


কক্ষণ না কুফরী তারা বৃদ্ধি করেছে এরপর তাদের ঈমানের পরে 


22% 2272 GZ ET 5 পর এরপর BLL 25) 
0 RS BIN BS 2) ও BH GB 
করেছে 


ATE ECE CE DD DODD 


৮৭. তাদের জুলুমের সঠিক প্রতিদান তো এই যে, তাদের উপর আল্লাহ, ফিরেশতা ও সমস্ত মানুষেরই অভিশাপ 
বর্ষিত হয়। ৰ 
৮৮. তারা চির দিন এ অবস্থাতেই থাকবে; না তাদের শাস্তি একটুও-হ্বাস করা হবে, আর না তাদেরকে অবকাশ 
দেয়া হবে। 

৮৯. অবশ্য সে সব লোক এ অভিশাপ হতে মুক্ত থাকবে যারা তওবা করে নিজেদের কর্মনীতি সংশোধন করে 
নিবে। বস্তুতঃ আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান। 

৯০. কিন্তু যারা ঈমান আনার পর কুফরীর পথ অবলম্বন করেছে, তারপর কুফরীর দিকে ক্রমশঃ অগ্রসর হয়ে 
গেছে২২, তাদের তওবা কবুল কর হবে না, এ ধরনের.লোকতো একবারে পথভ্রষ্ট 


CCL CS SCO CODD DTT TTT mn 


০০৩০৩৩৩-০৩৩৩০৩০৩০০৩০৩-১৩০৩০৯১ 


২২. অর্থাৎ মাত্র অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, বরং কার্যতঃ বিরুদ্ধতা ও প্রতিরোধও করেছে; লোকদের খোদার 
পথ থেকে বিরত রাখার চেষ্টায় নিজেদের সব শক্তি নিয়োগ করেছে, সন্দেহ-সংশয় সৃষ্টি করেছে। মানুষের 
মনে শয়তানী অসওয়াসা-কুপ্ররোচনা নিক্ষেপ করেছে এবং নবী করীমের মিশন -তার আন্দোলন এবং 
আদর্শ ও লক্ষ্যকে ব্যর্থ করার হীন মনোভাবে নিকৃষ্টতম ষড়যন্ত্র করেছে। 
৬৩৩ ৫০২০০৬৩৩৩৩৩ 


৮ 


ALAS ELE ALAR LRG ALARA LED DES 
LR 


০০০৩০ 


০৫ 


৬৩ 


ADDS LN 


সূরা আলে-ইমরান.৩ ১৮৮. পারা.৩ পারা.৪ 


2 2d 
2130 3 5 
এ £ কুফরী 


যারা 


১১১১২০০০০৩৬ 


০১০১০০০০১ 


দুল 


৩44৩5525255 


AERA 


৯১. নিশ্চিত জেনো, যারা কুফরী অবলম্বন করেছে এবং কুফরীর অবস্থায়ই গ্রাণত্যাগ করেছে, তাদের মধ্যে কেউ 
যদি নিজকে শাস্তি হতে বাঁচাবার জন্যে পৃথিবী-ভরা পরিমান স্বর্ণ বিনিময় হিসেবে দান করে তবে তা ও কবুল 
করা হবে না। বস্তুতঃ এসব লোকের জন্যে মর্মান্তিক শান্তি নির্দিষ্ট হয়ে রয়েছে এবং তারা কাউকে নিজেদের 
সাহায্যকারী হিসেবে পাবে না। 


A 
Al 
I 
\ 
Ib 
[v1 
র্‌ 
ৃ 
IR 
{ 


ক্লুকুঃ১০ 
৯২. তোমরা কিছুতেই প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না তোমরা (খোদার পথে) সে সব জিনিস 


ব্যয় ও নিয়োগ করবে যা তোমাদের প্রিয় ও পছন্দনীয় । আর যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহ সে সম্পর্কে বে- 
খবর থাকবেন না। 


RARE 


CN AC 


CEA CA LES tee ২৩২২০ 


SCE 


TOLLS 


CALLS 


< Cee 


ৰ 


২০৩ 


Y 
y 
Y 
Y 
৫ 


সূরা আলে-ইমরান.৩ ১৮৯ পারা. ৪ 
TEES NEES IRON TCT SNA SDE TESTS 
AA Ld 21. তরি হেরা < Ard 0 &2 
৬০৭৮ ০35৮5 GS ৪৪৯06 ৪৩৪) 

এ ছাড়া ইসরাঈলের বনী হালাল ছিল খাদ্য সব 


জন্যে 


A] 2 
be 1১৫ ৮0৫22 24 সু ৩ 24 ৮ 2 20 
রা US তা এটি 52. en Ge ০৪৮৮০ B 
তাওরাত নাধিল হওয়ার * : পূর্বে তার নিজের উপর ইসরাঈল ্ 
h টনি | (হযরত ইয়াকুব আঃ) | 
দিতি 522৮ iL পা 5১৫0৫ ৯. 
৩০১৬৮ OLE BE 2৬ 156 CH 
) সতাবাদী তোমরা হও যদি অ ৯80 তাওরাত _ তৰে তোমরা তুমি বল 


পরেও মিথ্যা আল্লাহর উপর আরোপ করে যে অতঃপর 


৬১ ৬০৫0০ ৩৬৫৩ %) ৩ (৮ ৩% 
এর 


১৯ 


৯৯৯৯০ 


১৯. 


৯৩. সকল প্রকার খাদ্যদ্রব্যই (যা মোহাম্মদী শরীয়তে হালাল ঘোষিত হয়েছে) বনী ইসরাঈলদের জন্যেও হালাল 
ছিল২৩। অবশ্য কোন কোন জিনিস এমন ছিল যা তওরাত নাযিল হবার পূর্বে ইসরাঈল (হযরত ইন্লাকৃব আঃ) 
নিজের উপর হারাম করে নিয়েছিলেন । তাদেরকে বল, তোমরা যদি (তোমাদের আপত্তি বা প্রশ্নের ব্যাপারে) 
বান্তবিকই সত্যবাদী হও তবে তওরাত নিয়ে এস এবং তার কোন ভাষণ পেশ কর। - 
৯৪. এর পরও যারা নিজেদের মনগড়া কথা খোদার উপর আরোপ করে, প্রকৃতপক্ষে তারাই যালেম। 

৯৫. বল, আল্লাহ যাকিছু বলেছেন সত্য বলেছেন। | 


১৮ 


রে 


রা, 


০০৩০০ 


EI RTA MARAE 


ga 


pF 


KAREENA EE 


.২৩. কুরআন মজিদ ও হযরত মুহাম্মদের (সঃ) উপস্থাপিত আদর্শ ও শিক্ষা সম্পর্কে ইহুদী আলেমগণ যখন কোন 
নৈতিক আপত্তি পেশ করার সুযোগ পেল না (কেননা দ্বীনের মূল ভিত্তি যে সব জিনিসের উপর স্থাপিত সে 
দিক দিয়ে পূর্ববর্তী নবীগণের শিক্ষা ও হযরত মুহাম্মদের (সঃ) শিক্ষার মধ্যে এক বিন্দুও পার্থক্য নেই) 
তখন তীর ফিকাহ সম্পর্কীয় আপত্তি বা প্রশ্ন উথাপন করতে লাগলো । এ সম্পর্কে তাদের প্রথম আপত্তি 
ছিল- রসূলে করীম (সঃ) এমন অনেক খাদ্যবস্তু হালাল ঘোষণা করেছেন পূর্ববর্তী নবীদের সময় থেকে 
যেগুলো হারাম বলে মানিত হয়ে আসছে । এখানে ইহুদীদের এই প্রশ্নের জওয়াব দেওয়া হচ্ছে । তাদের 
অনুরূপ আরও একটি অভিযোগ এই ছিল যে, বায়তুল মুকাদ্দাসকে ত্যাগ করে কাবাকে কেন কিবলা 
নির্ধারণ করা হলো ? পরবর্তী আয়াতে তাদের এই অভিযোগের উত্তর দেওয়া হয়েছে। নু 

৩5৬৬৩৬৬৬৩০১ 


৫০2৩-৯৯-৯৯ 


সূরা আলে-ইমরান.৩ ১৯০ পারা.৪ 


এ এব এমএমএস এএম এৰ এ APL FAD PAPAL ADOPT ০ ১৯৯৯০৯৯১১৯৮ ১৯৮৯৮৮৯৯১০৯ ০ ৮১০৪৯ FRY 


গা, 


৫ ৮ (৫ ৫. ৩ 72 12 ZL ১৩৪৫৫ 
১১৪ 96 ৩ 5 ৮৩৫১ জি: নর 2 a ৩ 
অস্ত সে ছিল মা এবং একমুখী হয়ে ইবরাহীমের পথ তোমরা অতএব 
অনুসরণ কর 
৩১৭৫ ৫ AEE 24 Ld €৫ পর ০ ডি 
GUL ০১৩) 755 ৬ 921 ৩) ও OS 
যাঅবশাই লোকদের জন্য তৈরী করা ঘর প্রথম, নিশ্চয় মুশরিকদের 
০61) সে ৮০ 41 Zs 4 His ন 
Hl 2 CCAD C4 3 695 HG 
নির্দপনাবলী ভার মধ্যে বিশ্ববাসীদের জনো হেদায়াতের . ও বরকতময় মজায় 
- (আছে) (কেন্দ্র) ll (অবস্থিত) 
A AG পরি add E21 AEG Gut 
১91 ৩৬ 25 ৩০ 5 892) 2৩৬ ৬ 
সেহল তাতেপ্রবেশ যে এবং ইবরাহীম মাকামে সুস্পষ্ট 


করল 


ভোযাদের সকলেরই একমুখী হয়ে, ইবরাহীমের (আঃ) পন্থা 

অনুসরণ করা কর্তব্য; আর ইবরাহীম (আঃ) কখনই শেরেককারীদের মধ্যে ছিলেন না। 

৯৬. একথা নিঃসন্দেহ যে মন্ধায় অবস্থিত ঘরখানাকেই মানুষের এবাদতের ঘর হিসেবে সর্বপ্রথম তৈরী কর! 
'হয়েছে। উহাকে কল্যাণ ও মঙ্গলময় করে দেয়া হয়েছিল এবং সম বিশ্ববাসীর জন্যে হেদায়াত লাভের কেন্দ্র 
বানানো হয়েছিল। ৃ 

৯৭. তারমধ্যে সুস্পষ্ট নিদর্শন সমূহ রয়েছে২৪, ইবরাহীমের (আঃ) এবাদতের জায়গাও রয়েছে এবং তার অবস্থা 
এই যে তাতে যে-ই প্রবেশ করল সে-ই নিরাপদ হল? | 


১১১১2 
Ey 
El 


২০ 


ও 


৫৩৯০2 


২৪. অর্থাৎ এই ঘরে এরূপ সুস্পষ্ট নিদর্শনসমূহ পাওয়া যায় যার দ্বারা প্রমানিত হয় যে, এ ঘর আল্লাহর দরবারে 
গৃহীত হয়েছে এবং এই ঘরকে আল্লাহতা'আলা নিজের ঘর হিসাবে মনোনীত ও মর্যাদা দান করেছেন । 
উষর-ধুসর মরুভূমির বুকে এ ঘরকে প্রতিষ্ঠত করে, পরে আল্লাহতাআলা উঠার চতুষ্পার্থ্বের অধিবাসীদের 
জীবিকা সংগ্রহের সর্বোত্তম ব্যবস্থা করে দিয়েছেন । আড়াই হাজার বৎসর পর্যন্ত জাহেলিয়াতের কারণে 
সারা আরবদেশ নিতান্ত নিরাপত্তাহীন ও অশান্তির অবস্থায় বর্তমান ছিল । কিন্তু সেই অশান্তি ও হাঙ্গামাময় 
পরিবেশে কাবা ও কাবার চতুষ্পার্শ এমনই একটি ভূখন্ড ছিল যেখানে পরিপূর্ণ শান্তি ও নিরাপত্তা বজায় 
থাকতো । বরং এটা কাবারই বরকত (পৃণ্যময় কল্যাণ) ছিল যে বৎসরের মধ্যে পূর্ণ চারমাস কাল এই 
ঘরেরই ওসিলায় সারা দেশে শান্তি ও নিরাপত্তা বজায় থাকতো । এ ছাড়া মাত্র অর্ধশতান্দী পূর্বে সকলে 
প্রত্যক্ষ করেছে- আবরাহা যখন কাবা ধ্বংসের উদ্দেশ্যে মক” শহর আক্রমন করেছিল তখন তার 
সৈন্যবাহিনী কেমনভাবে আল্লাহর কহরে পড়ে বিনাশপ্রাণ্ড হয়েছিল। নে সময় আরবের প্রতিটি শিশুও এ 

- ঘটনা সম্পর্কে অবহিত ছিল এবং এই আয়াত নাযিল হওয়ার সময়ে এ ঘটনার প্রত্যক্ষদর্শী লোকও আরবে 

মওজুদ ছিল। ' | 

১ শপ অ সস TT 


4৫৫৩4৬52552 DELLS D2 


ও 
হত 


টি 
A 
এ 
১০) 


০ 
a 
| 
রঃ 


১৯৯ 


২১০০১০১০০১৬ 


“ 


গর 


টি 
৫৬০55555255 


৬০, 


i ly 


৫:32 সত 


(৩১৯২৩ 


৪) / 2424, 
LF UMD 
হতে তোমরা বাধা দাও 
EEE 
০০ 


ভোমর। 


fh 
| 
? 
ৃ্‌ 
| 
ূ 


CL 
Y 
L 


সস 


লোকদের উপর খোদার এ আঁধকার রয়েছে যে, যার এ 
ঘর পর্যন্ত পৌছাবার সামর্থ আছে সে যেন উহার হজ্জ্ব সম্পন্ন করে, আর যে এই নির্দেশ পালন করতে অস্বীকার 
করবে তার জেনে রাখা আবশ্যক যে, আল্লাহ ছুনিয়াবাসীদের প্রতি কিছুমাত্র মুখাপেক্ষী নন। 
LY ৯৮. বল, হে আহলি-কিতাব, তোমরা কেন খোদার কথা মানতে অস্বীকার কর? তোমরা যে সব কাজ-কর্ম করছ, 
|] তা সবই আল্লাহ প্রত্যক্ষ করছেন। 
-৯৯, বল, হে আহলি-কিতাব, তোমাদের একি অবস্থা- যারা খোদার হুকুম মানে তাদেরকেও তোমরা খোদার পথ 
হতে রোধ করছ এবং চাচ্ছ যে, তারাও যেন বাঁকা পথে চলে। অথচ তোমরা নিজেরাই তাদের সত্যপথগামী হওয়া 
0] সম্পর্কে সাক্ষী-পরত্যক্ষ দরশী। বন্তুতঃ তোমাদের এসব কাজ-কর্ম সম্পর্কে খোদা কিছুমাত্র গাফিল নন। 


০০5৩ 


) 


০০০০৩ 


৬৩৩ ৫৫৩৯০১০২০৩৩ ৬৩৩৩০০১১০১১ 


TDD 


৬৩৪ ৮৯1১ ১ 1১391 নত op / 
পরে তোমাদেরকে ফিরাবে ” কিভাব দেওয়া ডিভি অধা হতে 
৮ AED Etat 2 AY nl উর 2 A 
5 0272 ০১০ ১09 (0১৮ ভি A 
অথচ তোমরা অস্বীকার কিরূপে এবং “কাফির হিসেবে. তোমাদের ঈমানের 
ক্রবে A 
2 22 ৬ পৰ 22 ০৫2৫ | 
0৫৮ 2 5 ght Syl (65 ৬৪ BS 
তার রসূল তোমাদের মধ্যে এবং আল্লাহর আয়াত তোমাদের নিকট পাঠ করা তোমরা f 
(আছেন) সমূহকে (এমন থে) 
চা ]1 মিরর 
1৮9 (3) (CUD ৬৬৮ 2০১০ mI or ১ 
পরিচালিত তাহলে আল্লাহর দৃঢ়ভাবে ধারণ যে এবং 
পথের দিকে. লে পিচ মির (দু) করবে ৃ 
NE 28, 24১/254) পির 2 ০৯০৯৫ A 
9০ 20156 1 9৬ BL OHH 
যথোপযুক্ত আল্লাহকে তোমরা ঈমান এনেছ যারা ওহে সরল সঠিক 


(0° 


১০০. হে ঈমানদারেরা, তোমরা যদি এই আহলি-কিতাবদের মধ্যে কোন একটি দলেরও কথা মেনে নাও তবে 
তারা (তোমাদেরকে পুনরায় ঈমান হতে কুফরীর দিকে ফিরিয়ে নিয়ে যাবে। 

১০১. এখন তোমাদের কুফরীর দিকে ফিরে যাবার কি অবকাশ থাকতে পারে যখন তোমাদেরকে খোদার আয়াত 
প্ুনানো হচ্ছে এবং তোমাদের মধ্যে খোদার রসূল বর্তমান রয়েছেন? বস্তুতঃ খোদার রজ্জু যে ব্যক্তি দৃঢ়তার: সাথে 
ধরবে সে নিশ্চয় সত্য ও সঠিক পথ পেতে পারবে। 


TERRA LEAL LRAT AAT TE NSEC ESSA ANS 


১২৯ 


রুকুঃ১১ 

১০২. হে ঈমানদারেরা, খোদাকে ভয় কর, যেমন ভাবে তাকে ভয় করা উচিত। তোমদের মৃত্যু হওয়া উচিত নয় 
সে অবস্থা ছাড়া যখন তোমরা হবে মুসলিম। 

/ - - 


৫২৫০০১১০১৬৩ ৩৩৩৩০১০১১১০০১০১৪ 


্ 


৫৩ 24৩5255 


Pm 


Paper pop 


সুরা আলে-ইমরান.৩ ১৯৩. 
TI সস TOS 
রি 


1১৮৮ বিনে ৫1%5 তা রি 22 AE) 
Ll 5 ০1১১ ১2১ ম্‌) 5) 9৮৫৫ 4১1. ০১০০ les! ৯ 


ভোষর! স্বরণ এবং তোমরা বিছিন্ন না আর সবাই আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত এবং 
হয়ো শকব্রে 


K কর ভাবে ধর" 

> 42 2/7 (কৰৰ NE 222 ড 2 1 

EIS ৫৫৩৩ HO RY 3 HS del 

তোমাদের অন্তরের মাঝে তখন মিলিয়ে (পর্পরে)শক তোমরা ছিলে যখন : তোমাদের আল্লাহর নেয়াযতের 
দিলেন উপর 

টি রি (5 £22 a ঘি | সক, পতিত রি 

উনি ৬১ 2০০৯৯, 2৩৮৯৪, ০১৯০ 


গর্ভের কিনারার উপর রা এবং ভাই ভাই তার অনুগ্রহে তোমরা তাই 


৩ 


ALL 


তোমাদের আস্াহু বর্ণনা এভাবে 
জন্যে করেন 


১৩৩ 


৮১ 
৯৯৯৮৯ 


৩4425252522 


তং 


২৯৬১৯ 


LCE TAT CC rn TDD 


১০৩. সকলে মিলে খোদার রজ্জুং৫ শক্ত করে ধারণ কর এবং দলাদলিতে পড়োনা। খোদার সেই অনুগ্রহকে স্মরণে 
রেখো যা তিনি তোমাদের প্রতি করেছেন । তোমরা পরম্পরের দুশমন ছিলে, তিনি তোমাদের মন মিলিয়ে 
দিয়েছেন এবং তাঁরই অনুগ্রহে তোমরা পরম্পর ভাই হয়ে গেলে । তোমরা আগুনে ভরা এক গভীর গর্তের কিনারায় 
৷ দাঁড়িয়ে ছিলে, আল্লাহ তা হতে তোমাদেরকে রক্ষা করলেন। আল্লাহ এভাবেই তাঁর নিদর্শন সমূহ তোমাদের 
সম্মুখে উজ্জ্বল করে ধরেন, এ উদ্দেশ্যে যে হয়তবা এ নিদর্শন সমূহ হতে তোমরা তোমাদের কল্যাণের পথ লাভ 
করতে পার। 


৯ 


ন্‌ 
! 


Y 


২৫. “খোদার রজ্জু' অর্থ তার দ্বীন- ইসলাম । দ্বীনকে 'রজ্জু' এই কারণে বলা হয়েছে যে, এই সুত্র দ্বারাই এক 
দিকে খোদার সংগে ঈমানদার লোকদের সম্পর্ক স্থাপিত হয়, অন্যদিকে এই দ্বীনই সমস্ত ঈমানদার 
লোকদেরকে পরম্পরে মিলিত করে একটি সুসংঘবদ্ধ দল সৃষ্টি করে। 


AREAS 


সিএ 


85 


৩ 


২০০১ বি 


রি 
YY ERT TARA CST ETE STATUS DS 


সূরা আলে-ইমরান.৩ ১৯৪ পারা.৪ 


- Es 
ছে এ থৰ এই এ এস ছনাে এৰ এমএ 
সপ FA 
4 
Ld 


(এমন) 
একদল 


মধ্যে 


চর পণ পাতাতে / DD SA পা ৩০9০৩ 
১১৩ LE ৩১ এ ৬১১০৪ ৫ র 
মন্দ (কাজ) হডে তারা নিষেধ এবং ভাল (কাজের) ভারা নির্দেশ দেবে 

পাও ০০৫ বর ৫ / ৫৩০৮ 02782 22 ৯৪ 
(১:১১ 5 *) ১ OOPS পি ৩ ১ 

ং সফলকাম তারাই এসব লোক এবং 


(তাদের) মত তোমরা হয়ো না এব 


DSS DDD ODD 


৫5222৩2 


he 


€ তি 
Ll 

fl 1 
২০২০৬ 


fee gt ge 


১০৪. তোমারদের মধ্যে এমন কিছু লোক থাকতেই হবে, যারা নেকী ও মংগলের দিকে ডাকবে। ভাল ও 
সত্যকাজের নির্দেশ দিবে, এবং পাপ ও অন্যায় কাজ হতে বিরত রাখবে । যারা এই কাজ করবে তারাই সার্থকতা 
পাবে। | 

১০৫ তোমরা যেন সে সব লোকের মত না হও, যারা বিভিন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গিয়েছে এবং স্পষ্ট ও 
প্রকাশ্য নির্দেশ (বিধান) পাবার পরও মত বিরোধে লিপ্ত হয়ে রয়েছে, যারা এরূপ আচারণ অবলম্বন করে নিয়েছে 
তারা সেদিন কঠোর,শান্তি ভোগ করতে বাধ্য হবে। 

১০৬. সেদিন কিছু লোকের চেহারা উজ্জ্বল (সাফল্য মণ্ডিত) হবে এবং কিছু লোকের চেহারা কালো হয়ে যাবে। 


CLA NACL 


Y 


ও 


Sw 


SRR LARTER ALTER ALLL TTT TTS SE SERA 


Se 


০০ 


তুহুুুহু 
০০৩ 


ডি 


পুকুর এ ২০৩০১ eC ১ 


সূরা আলে-ইমরান.৩ ১৯৫. 


সস নও 
ফি 2 i ত . E 
AYA Na NA Ta NaS এসএ পান আসরের ean arta De PLDs ১৯১৯৮১৯০৯৩৯ mY AY TATA TNT FR ae INET EES 


না তি ১৫৮০ ০৮ ৮৮৫৮৮ 4 
৬৩)! ৯১১৩৬ (৩51 ৬০৪ ৮১: 
= আযাবের তোমরা তাই তোমাদের ঈমানের পরেও (তাদের বলা হবে) 

ং রী করেছ কি f 


{ ভোমরা কুফরী 
22 ১১ পক পর ৩৯১ ক ১25 
16 2৬ ৩৪ | 
যাদের. কুফরী করতেছিলে বণ 


ASC CECE DT TNT TOTTI DD Pra mt ToT a inn wr) 
nN 
ডি £১ j 

৮৬ : 
bh রঙ 
ও 
৬ 
A 
ND +t 
N 
|) 
৬ ৯ 
এ 
৯ 
৩ 
bb 
তি 
চে] 
LS 
৬৮ ৬ 

ADDS DDT DOP DS He 


পাও পাও 4 টি, রি ৮৫ ৮ 70০৬৭ A) 

© পতি রর ৯১০০ dll 5) ৮ CL L A 
দুনিয়াবাসীর উপর clad চান আল্লাহ না এব যথাবখতারে র্‌ 

N 

fl ¢ 
A AE AE ME MN 
A এ 253) ও ৩5 ৬১৯৯ ৮4%; R 
| এবং বুধ রা ও  আসমানসমূুহের মধ্যে য় ১১১ এবং 
| € 3223223 ৫ 0 ৰ h 
I 225 90 22 
IK সকল বিষয় ফিরানো হয় আল্লাহরই ক 
$ 
Ky Ny 
| তাদেরকে বলা হবে, ঈমানের নিয়ামত পাবার পরও কি কুফরীর পথ অবলমন 
Y করেছিলে?........ তাহলে এখন এই কুফরী ও খোদার অকৃতজ্ঞতার পরিবর্তে শান্তির স্বাদ গ্রহণ কর। Wy 


মং 


১০৭. আর যাদের চেহারা উজ্জ্বল হবে, তারা খোদার রহমতের আশ্রয়ে স্থান লাভ করবে এবং তারা চিরদিন এ 


৬ অবস্থায়ই থাকবে৷ 
রী ১০৮. ইহা খোদার বাণী, যা যথাযথ ভাবে আমি তোমাদেরকে শুনাচ্ছি, কেননা আল্লাহ দুনিয়াবাসীদের উপর যুলুম | 
[| করার কোনই ইচ্ছা রাখেননা। ্ 


র্‌ ১০৯. যমীন ও আসমানের সমস্ত জিনিসেরই মালিক হচ্ছেন আল্লাহ এবং যাবতীয় ব্যাপার ও বিষয় সমূহ খোদারই 
দরবারে পেশ হয়ে থাকে । ls 
| ৃঁ I NJ 
০০০৬৩৬৬৩৩১১ 


পণ ১০০০1 
05 
তোমরা নির্দেশ দাও € 
= (কল্যাণের) জন্যে বের করা হয়েছে , 


তিতির (a / A রণ 
059৮ 3 ১৩৩ US 2 
তোমরা ঈমান রাখ এবং অসৎকাজ হতে তোমর। নিষেধ ও 

PASSA [| 2 34 AEA) সর্প 
BE রর AH ০৪ ডা এ) 


উত্তম. অবশ্যই হত কিতাবরা আহলি ঈমান আনত যদি 


EAA 2 se 7 422 2292 
OO HI 1 0% 
নাফরমান 


তাদের অধিকাংশই ঈমানদার (আছে) 
2 59 ors 
2 ০1৮ 1০৬ 
৮ 55৩ 
ড় তারা 


590৩৭) 
পিঠ সমূহ 


রুকুঃ১২ 
১১০. এখন দুনিয়ার সর্বোত্তম দল তোমরা, যাদেরকে মানুষের হেদায়াত ও সংস্কার বিধানের জন্যে কর্মক্ষেত্রে 
উপস্থিত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ কর, অন্যায় ও পাপ কাজ হতে লোকদেরকে বিরত রাখ এবং ( 


খোদার প্রতি ঈমান রক্ষা করে চল। এই আহলি-কিতাবগণ২১ ঈমান আনলে তবে তা তাদেরই পক্ষে কল্যাণকর Y 


bh 


A] 
jh 
A 
A 
kk 


৫৩৬৩৩৩এ 


এ বে 


১৯৯ 


Col 


> ৪ 
LRAT NN 


দু তে ০(2৫ 
EN 0558 
নবীদেরকে তারা কতল 
করেছে 

SL ১০৫৮৩৫0৮206 ৯৫ LT 

শ০১৬০০৪1৮6 3 lor রী 

ভারা সীমালংঘন করত ০৮৮৪ এ জনো. 

| যে 


১৩২০০০০০৩০৩ 


১১২. এরা যেখানেই গিয়েছে সেখানেই এদের উপর লাঞ্চনা ও অপমানের যার গড়েছে। কোথাও আল্লাহর 
দায়িত্বে বা মানুষের দায়িত্বে কিছু আশ্রয় লাভ করে থাকলে অবশ্য অন্য কথা২৭; খোদার গজব এদেরকে 
একেবারে ঘিরে রেখেছে, এদের উপর অভাব, দারিদ্র ও পরাধীনতা চাপিয়ে দেয়া হয়েছে। আর এ সব কিছু শুধু এ 


০5255252 


gm, 


CATES 


CE 


কোথাও কোন মুসলিম রাষ্ট্র খোদার নামে তাদের নিরাপত্তা দান করেছে আর কোথাও কোন অমুসলিম রাষ্ট্র 
নিজস্বভাবে তাদের আশ্রয় দান ররেছে। এই ভাবে অনেক সময় তারা দুনিয়ার বুকে শক্তি-সঞ্চয় করার 
সুযোগও পেয়েছে- কিন্তু তা তাদের নিজেদের বল বিক্রমের ফল ছিল না, তা ছিল নিছক অন্যের অনুগ্রহের 
দান। : 


জপ 


৫০৫৩৫৩৫৩৩০৩ 
২০৫৩৩ 


নি 
pe 


mm 


J 
ERR RRR ERITREA TEETER EEE EAA 


সু হুবুহু 


১৯৯৮ 


25১ 


STS 


7 23B2327/ A হি, -৩/ ৮ এ) (22 23 
9572 2 ১৯১ | 5 hl 232 Al 
j তারা নির্দেশ দেৱ এবং. আখেরাতের দিনে ও আল্লাহর উপর তারা ঈমান আনে 
| 722 ros dA / ACN 29237 ) 
35৮ 2 ১ 95 952 5 Bl 
তারা তৎপর হয় ও অসৎ কাল হতে তারা-নিষেধ করে ও সৎ কাজের, 
J রি ৬ / AT 7 124 2 $ 
2 ও Us 62 ৬ ১ ৮৬১৯০] G 
A এবং 99 অন্তর্ভূক্ত. তারাই এবং কলাণকরকাজগুলোর ক্ষেত্রে 
A pl / 5, পা 2d রর 
IIA ৮৬ 29৩৪৫ 05 ও পর্ণ 24 > 2 
Al os. ৯১ 0 2৯৮ (32 172 ৩. 
K আল্লাহ এবং তা অস্বীকার কক্ষণনা কল্যাণ কোন তারা করবে যা 
? | করা হবে 
Ik RA 2 2৪৫৫ ৮১ ধর্ণ। ৫ পরও ০৯৫ ৮৪১1৮ 
ঠ ৩ BS GN 8৮ 9০১৪৩ হি 
্ উপকারে কক্ষণ কুফরী যারা নিশ্চয় . - সুত্তাবীদের সম্পর্কে অধিক: 
রা আসবে না করেছে অবহিত 


১৫১৫ dw Lu 22 sd সর্ট 334,734 2১৪ 
৮৬590) ০2 ১১১) ৯) ১ wall oe 
কিছু মাত্রই আল্লাহ হতে তাদের সন্তান সন্ততি না আর তাদের ধনসমপদ তাদের জনো 
, ১১৩. কিন্তু সমস্ত আহলি-কিতাব একই ধরণের লোক নয়। এদের মধ্যে কিছু লোকও আছে যারা সত্য-সঠিক 
পথে স্থির ভাবে দাঁড়িয়ে আছে, রাতেরবেলা খোদার আয়াত পাঠ করে এবং তাঁর সম্মুখে সেজদায় অবনত হয়। 
১১৪. আল্লাহ ও পরকালের প্রতি ঈয্নান আছে, নেক ও সৎকাজের আদেশ করে,. অন্যায় ও পাপকাজ হতে 
লোকদের বিরত রাখে এবং কল্যাণকর কাজসমূহে তারা তৎপর থাকে । তারা সৎ ও নেক লোক। 
১১৫, আর যে নেকীই | করবে তার অসস্বান করা হবেনা। আল্লাহ পরহেযগার লোকদের খুব ভাল করেই 
জানেন। 

১১৬. তারপরে যারা আল্লাহর বিরুদ্ধে কুফরী অবলম্বন করেছে; না তাদের ধন-সম্পদ কোন উপকারে আসবে, না 
তাদের সন্তান । 
4৫৬০১০৬৩৬৩৬ 


০৩৩০০০০০৩৩০ 


৫৫৩ 


See ee DS DRL ES 


for, 
এ 


তু তু ৩ 
SEN CEC CRAIC SLCC 


226 VEE CUE 
রি ও 
না এবং ভা বরবাদ অতঃপর 

জুলুম করেছেন করে দেয় 


4 ৪ 248 

০১ ৫ ০০৯ 81 
যার! ওহে জুলুম করেছিল - তারা নিজেরা 

(নিজেদের উপর) 


3০ 


রা 


24 / % রে ১ 5914 A 5 595 এ ৫৫ € | 
1১১১ Vs SIL 25১02 ৪ 
তারা তোমাদের না | 


তারা কামনা অনিষ্ট সাধনে তোমাদের ছাড়া 


অন্তরঙ্গ বন্ধ 
করে (অসুসলমানদেরকে) (হিসেবে) 
EAB ৫ 
ED 02 


তাদের মূখণশডলো হতে 


১১৭. তারা তাদের এই বৈষয়িক জীবনে যা কিছু খরচ করে তা সেই বাতাসের ন্যায় যার মধ্যে ‘পালা' রয়েছে 
এবং তা.যারা নিজেদের উপর যুলুম করেছে তাদের ক্ষেতের উপর দিয়ে প্রবাহিত হয় এবং উহাকে একেবারে | 
বরবাদ করে দেয়। বস্তুতঃ আল্লাহ তাদের উপর কোন যুলুম করেননি; মূলতঃ এরা নিজেরা নিজেদের উপরই যুলুম 
করছে। 

১১৮. হে ঈমানদারেরা, নিজ জাম'আতের লোকদের ছাড়া অন্য লোকদেরকে নিজেদের গোপন কথার সাক্ষী 
বানিয়ো না। তারা তোমাদের অসুবিধাকালের সুযোগ নিতে একবিন্দুও কুষ্ঠিত হয় না। যা ছারা তোমাদের ক্ষতি 
হতে পারে তাই তাদের নিকট প্রিয় জিনিস। তাদের মনের প্রতিহিংসা তাদের মুখ হতে নিঃসৃত হয়ে পড়ছে 


২০২৩২৬০২২৬০ 


৫৩৩৩৩৩৫৩২৩৬ 


সত 


টা 


PETE 


০ সস সু TE A 
পপর 


সূরা আলে-ইমরান.৩ ২০০ পারা.৪ 


খল 


টা ১৬০২০১৬৩০০১ বু টি পিল কও সি ৯ ৬৮১১৯১৯০৯৯০ উাত ৮৪ 2S bee FNC 
Ha ভরি 2৫ 2223.23 4 
রা ১৪ ৬১১ রি | ০১৬৬০ EE ডি ৬ 
হামার ০০১১ নিশ্চয় হি পিন অন্তরত্তলো গোপন করে যা এবং 
উপ Wi 
5১১ 7০৩ 625 2৬ ©) ৬৮৯ | 


এ সব লোক অনুধাবন কর যদি নির্দশনগুলোকে 


১০৪ 22. শি AA BIAS 


২৫৮ ০৮০১ 5 2৩৮১ ১৪৮৪০ 


5 ক 
৮ 

আকোর্ তাদের) তোমাদের 
তোমাদের আক্রোশে তোরা মরো ৰলো ০ ১ 
BA ৮১৫৩ 22 2 4 ৪০1৫ ৭ 
৯০৮৮৯ OL ৪১১৬৩ Sl শি WO 
তোমাদেরকে স্পর্শ যদি ). বুকের, অবস্থা সম্পর্কে অধিক আল্লাহ নিশ্চয় 


০০০52 


০2৩ 


1১০4 পর Ke MO 23 234 Bor 
2 2 2 . ৮ ৬ বিত্ত 
৮৪1৯৯ ০৬১৭ রি Ls 3 সিসি Lu 


চি কোন অকল্যাণ তোমাদের পৌছে যদি আর ভাদের খারাপ কোন কল্যাণ 
লাগে 


তারা যা কিছু বুকের মধ্যে লুকিয়ে রেখেছে, তা এতদাপেক্ষাও তীব্রতর । আমরা তোমাদেরকে সুস্পষ্ট ও পরিষ্কার 
হেদায়াত দান করেছি, যদি তোমরা বুদ্ধিমান হও (তবে তাদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারে অবশ্যই সর্তকতা 
অবলম্বন করবে)। 
১১৯. তোমরা তো তাদের ভালবাস, কিন্তু তারা তোমাদের প্রতি কোন ভালবাসাই পোষণ করে না, অথচ তোমরা 
সমস্ত আসমানী কিতাৰকে মান। তারা যখন তোমাদের সাথে মিলিত হয়, তখন বলেঃ আমরাও তোমাদের রসূল 
ও তোমাদের কিতাবকে মেনে নিয়েছি! কিন্তু যখন তারা অন্যত্র চলে যায় তখন তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোধ 
ও আক্রোশ এতদূর তীব্র হয়ে উঠে যে তারা নিজেদের আংগুল কামড়াতে থাকে । তাদের বল, “তোমাদের 
১]. ক্রোধের আগুণে তোমরাই জ্বলে মর"- আল্লাহ মনের গোপন রহস্য পর্যন্ত জানেন। 
১২০. তোমাদের কল্যাণ হলে তাদের খারাপ লাগে, আর তোমাদের উপর কোন বিপদ আসলে তারা সমুষ্ট হয়। 


িএস্ল Ce Ra পাত Na ৯ TPN PDR সর সহি ছিলি a ODT TAT AT? উদ এ আট টি টি, 


(৬০৬০০ ৬৩ 


চনে 


৮ 2 | ? ৫ Dk ) 2 
2 রা 92 2 PA AL / রত » ALA 
Dc ১ ৪ ডে ৫ ৩ ষ্ঠ Al (31 ৮৬৫ 
তুমি .সকালে (স্বরণ কর) এবং  বেষ্টনকরে তার! কাজ করছে এ বিষয় আল্লাহ নিশ্চয় কিছুমাত্রই 
হয়েছিলে যখন আছেন যা 


৫552552৩77৬ 


৮০৯০১ 


বের 
| A A aL 2 2.9 Balt 22 2 
৬ চে fF E 
৮৬৪০ ৩৩০ Osi Gi BA ও 
লড়ায়ের জনো 


ঘাটিসমূহে ঈমানদারদেরকে মুতায়েন তোমার পরিবার হতে 
| করতেছিলে 


তু 


GC 7727 Vy At AEA NI / L244, 24 
9৯৩ | (5 2 ৮৩৪) 201 ৩ ৮৯০৮ ডা. 


ভরঘা করা উচিত আল্লাহরই উপর এবং 22 আল্লাহ অথচ দুর্বলতা প্রদর্শনের 


পৃ্টপোষক (ছিলেন) 
> ৬ AAA DEL L222 
5 ১৩৩৮ wl ০১ ৩৬ 2 5682৭ 
অথচ বদরে ” আল্লাহ bet de নিশ্চয়, এবং" 


6৩৮৩৪ পে 28) 21 29 ৯১ 


তোমরা সম্ভবতঃ আল্লাহকে ০ 


কিন্তু তোমাদের বিরুদ্ধে তাদের কোন গ্রচেষ্টাই কার্যকরী হতে পারবেনা, ঘি তোমা থব অবলা কর 
এবং খোদাকে ভয় করে কাজ করতে থাক । এরা যা কিছু করছে, আল্লাহ তাকে বেষ্টন করে আছেন। 

কুকুঃ১৩ 

১২১. হে নবী, (মুসলমানদের নিকট সে সময়ের কথা উল্লেখ কর) যখন তুমি অতি প্রত্যুষে নিজ ঘর হতে বের 
হয়েছিলে এবং (ওহুদের ময়দানে) মুসলমানদেরকে যুদ্ধের জন্যে জায়গায় জায়গায় নিযুক্ত ও মোতায়েন 
করছিলে । আল্লাহ সমস্ত কথাই শুনছেন, তিনি সবকিছুই ভাল করে জানেন। 

১২২. স্বরণ কর, তোমাদের মধ্য হতে যখন দুটি দল কাপুরুষতা ও সাহসহীনতা দেখাবার জন্যে প্রস্তুত হয়েছিল, 
অথচ আল্লাহ তাদের সাহায্যের জন্যে বর্তমান ছিলেন। আর ঈমানদার লোকদের তো খোদার উপরই ভরসা রাখা 
উচিত। 

১২৩. ইতিপূর্বেও তো বদরের যুদ্ধে আল্লাহ তোমাদের সাহায্য করেছিলেন, অথচ তখন তোমরা খুবই দূর্বল ছিলে। 
অতএব খোদার না-শোকরী হতে দূরে থাকা তোমাদের কর্তব্য । আশাকরা যায় যে, এখন তোমরা কৃতজ্ঞ হবে। 

২৫২৫৩০৩৩০৬০০১০১১৬৩৬৩০৩৬৬০০১০১০১১০৬ | 


৫ 


শব্দার্থে কুর-১/২৬- 


আসরে(চড়াও হয়ে) (যদি) 


৪) উরি ee PS ৫১১৫ 


সহস্র নাচ তোমাদের রব তোমাদেরকে সাহায্য 
(ফেরেশতা) করবেন জে 


৫ ৬ Ids 2 ৮৮৩ 
YL hl ee 260৮১ 
-"_ এছাড়। আল্লাহ তা করেছিলেন ন/ এবং (যারা হবে), 


dad A 


হিসেবে 
রা 22৮2 
02 IL ৮০9] ৩৩৮০ দিতি ৫959) 2 


হতে এছাড়! রি না আর তা দিয়ে তোমাদের অন্তর আশ্বস্ত করার জন্যে ও 


গুলো 
উঠত 22: 2 2 
০০৫৯ 7৯] 901 ৬১৪ 


মহাবিজ্ঞ পরাক্রমশালী আল্লাহর নিকট 


১২৪. স্মরণ কর, যখন তোমরা ঈমানদার লোকদের বলতে ছিলেঃ তোমাদের জন্যে কি যথেষ্ট নয় যে, আল্লাহ 
তিন হাজার ফিরেশতা অবতরণ করিয়ে তৌমাদের সাহায্য'করবেন? 
১২৫. নিশ্চয় তোমরা যদি ধৈর্যধারণ কর এবং খোদাকে ভয় করতে থেকে কাজ কর তবে যে মুহুর্তে শত্রুরা 
তোমাদের উপর চড়াও হয়ে আসবে ঠিক সে মুহুর্তে তোমাদের খোদা (তিন হাজার নয়) পাঁচ হাজার চিহ্বযুক্ 
৭ ফেরেশতারা তোমাদের সাহায্য করবেন। 

১২৬. একথা আল্লাহ তোমাদের এ জন্যে জানিয়ে দিচ্ছেন, যেন তোমরা সতুষ্ট হও এবং তোমাদের মন আশ্বত্ত 
হয়। বস্তুতঃ জয়লাভ ও সাহায্য যা কিছু হয় তা সবই খোদার তরফ হতে হয়, যিনি বড়ই শক্তিমান এবং সর্বজ্ঞ ও 


বিজ্ঞানী। 


এ খা এ এব এশ সত ত আকস্য এত পরও পবা গঞা ০১ বত স্ এ সত ০ এ স্প৮ তি জ ৬.৬ তত ৫ ৭ ৩৭ 
৯১৯ সস 


পা ৩০টি তা 
০ 


চিনা 


১২৭. (তিনি তোমাদেরকে এ জন্যে সাহায্য দিবেন) যেন কুফরী-পথের পথিকদের একটি হাত কেটে যায় কিংবা 
তাদেরকে এমন লাঞ্চনাপূর্ণ পরাজয় দান করবেন যে, তারা একেবারে ব্যর্থ হয়ে পম্চাৎপদ হয়ে যাবে। 

১২৮. (হে নবী) চুড়ান্ত ভাবে কোন কিছুর ফয়সালা করার ক্ষমতা-ইখতিয়ারে তোমার কোন হাত নেই। আল্লাহরই 
' ইখতিয়ার রয়েছে; ইচ্ছা হলে তাদেরকে তিনি মাফ করবেন, আর ইচ্ছা করলে শান্তি দিবেন। কেননা তারা 
যালেম। 

১২৯. আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার মালিক হচ্ছেন আল্লাহ, যাকে ইচ্ছা মাফ করে দেন, আর যাকে 
ইচ্ছা শান্তি দান করেন । তিনি ক্ষমাশীল ও অনুগ্রহকারী২৮। 


: ২৮. ওহদের যুদ্ধে যখন নবী করীম (সঃ) আহত হন, তখন তার মুখ থেকে কাফেরদের জন্য 'বদ-দোওয়া" নির্গত J 
হয়ে যায়। তিনি বলেন “যে জাতি নিজেদের নবীকে আহত করে সে জাতি কেমন করে মুক্তি ও সাফল্য 
পেতে পারে" এরই উত্তরে এই আয়াত অবতীর্ণ হয়। | 


সু 


শাহ 


raya 
ভু 
বিঃ 
পক 


2 GS 


YL BL 5 60m 


দিকে তোমরা দ্রুত আস এবং 


211% ৫১৫ পপ ৫ 
১৯৮০ (32 গুলী 5 
আসমান সমূহের 


সেলস 5255255528] ০ 


১ ১৯৮ 


ভি 
ঢুকা 


যার প্রশস্ততা জান্নাভের 


সস ০ 
সত 
সপ 


bie PE PS er সপ 


? 
; 


পা ১০১০ তি 
05853 ৩8৩5 
যারা মুত্তাকীদের জন্য 


14751 
কষ্টে 


(অর্থাৎদূরাবস্থায) 


125 
a 
০ 


সরস 


মাপা পাপ পিপাসা ২০ 


০৩৮ 


Ed 
_ 


2 / রে 
৪ এ) 2 ৯০১৩ 
ডালবাসেন আল্লাহ আর লোকদের 
রুকুঃ১৪ 
১৩০. হে ঈমানদারেরা, চক্রুবৃদ্ধি হারে সৃদ খাওয়া ত্যাগ কর এবং খোদাকে ভয় কর, আশা করা যায় যে, তোমরা 
কল্যাণ লাভ করবে। 
১৩১. সেই আগুন হতে আত্মরক্ষা কর যা কাফেরদের জন্যে তৈরী করে রাখা হয়েছে। 
১৩২. এবং আল্লাহ ও রসূলের হুকুম মেনে নাও; আশাকরা যায় যে, তোমাদের প্রতি দয়া করা হবে। 
- ১৩৩, সে পথে তীব্র গতিতে চল যা তোমাদের খোদার ক্ষমা এবং আকাশ ও পৃথিবীর সমান প্রশস্ত বেহেশতের 
দিকে চলে গিয়েছে এবং যা সেই খোদাতীরু লোকদের জন্যে প্রস্তুত করা হয়েছে; 
১৩৪. যারা সব সময়ই নিজেদের ধন-মাল খরচ করে, দুরাবস্থাতেই হোক, আর স্বচ্ছল অবস্থাতেই হোক; যারা 
ক্রোধকে হজম করে এবং অন্যান্য লোকদের অপরাধ মাফ করে দেয়। এসব নেককার লোকদেরকেই খোদা খুব 
ভালবাসেন। 
রব লেবার যে হিতে 5 


"পল মচ 
ও ত 


সিএ 


০ 


হিট 


স্কট 
ন 


তে 


~~ 


~~ 


th Pca ern OND SPP বন নামা নর 
ৰ না আনো বাপত আপা শিপ 


Kec 


সূরা আলে-ইমরান.৩ Eo পারা.৪ 
4৭৫০০৭০২৫০৭ এ এছ এপ ৯ tr ২০৯৮৯ ৮৬৮ ৯৯৯৯ CNY AT TD TD STD: TRY AT ৯১ ৮১৯৯৯৯১১১৯৯ 


BAL পু ৫১০০৮ 

1৮০৬ 1) 0৮) 5 

করে ফেলে যখন যারা এবং 
(এমন যে) 


নি Aw ৮৫৫ 
১০০০৪ dl 5 
তারা মাফচায় অতঃপর আল্লাহকে স্মরণ করে 

(তত্ধনাত) 


রা 
১ 


DD MDT a DD 


অ 
০ 


> 


যাদের প্রতিফল(হল) (তারা) এসব 
লোক 


রে 


22 > uw 
2১ পি ৬৮ 
ও তাদের রবের 


9 2৫72 2 5» 24 a 
* উদ ৪৬7 ৬৭ চা ৯ ১৮ 
XM GS 02 CPS ভে 


ঝর্ণা সমূহ তার তলদেশে প্রবাহিত হয় জান্নাত 


2° রণ (৫27 


224 ৫০) 

১৯৯০ 3 ৮১৪০৯ ৬০৬১১ 
পুরষ্কার কত উত্তম এবং তার মধ্যে তারা চিরস্থায়ী 
(রয়েছে) হবে 


র্‌ 
/ 
A 
|| 


১৩৫. আর যাদের অবস্থা এমন যে, তাদের ঘ্বারা যদি কোন অশ্লীল কাজ সংঘটিত হয় কিংবা কোন গুনাহ করে 
নিজেদের উপর যুলুম করে বসে তবে সাথে সাথে খোদার কথা তাদের স্বরণ হয় এবং তাঁর নিকট তারা তাদের 
পাপের ক্ষমা চায়- কেননা, খোদা ছাড়া গুনাহ মাফ করতে পারে এমন আর কে আছে? এই লোকেরা জেনে-বুঝে 
নিজেদের (অন্যায় কাজ নিয়ে) বাড়াবাড়ি করে না। 

১৩৬. এ ধরণের লোকদের প্রতিফল তাদের খোদার নিকট নির্দিষ্ট রয়েছে যে, তিনি তাদেরকে ক্ষমাকরে দেবেন 
এবং এমন বাগীচায় তাদেরকে দাখিল করাবেন যার নিশ্নদেশে বার্ণাধারা প্রবাহিত হয় এবং সেখানে তারা চিরদিন ' 
থাকবে। নেক কাজ যার! করে তাদের জন্যে কত সুন্দর প্রতিফলই না রয়েছে। | 


সপ 


বিএ HRS 


পো 


সূরা আলে-ইমরান.৩ ২০৬ . পারা.৪ 


775 ৩২ এ: পি অর্পিত বুনি DYN পা iY ১১৪৯০ & সিনা খত ২. ২৩ থা ৪৯০৮৯৬১৩৯৬৮ ৯৯১7৬০৯৮১০৮ ৮৮৮০৮ AFA MFA aS 


৯ 
পা 


PDP ADT 


“en 


NEY, 


22৮ তির EZ রা 

Lewd 3 টি YU (০০ বু 

Ee | তোমরা তাই রহযুপ তোমাদের পূর্বে ১১ নিষ্চয় 
ভ্রমণ কর 


৬ SOLIS EC LH রগ ৮৩ 


পরিণতি ছিল 


aa AT a 
রন 


৯ 


৯, 
৮৪ 


উড 


পির A AON 
১৮৬৬১ ১ 
ও পথ নির্দেশিকা ও 


22 5 AECL রর পর 1 
৩) ORS ১১০০ ১ 
-তোমরা হও যদি সমুন্নত হবে পি এবং চহ না 

Et 
AA DLL NIE NCD 2G 
52) (9 ৬৩০ 7 > 
(বসব) স্পর্শ তোনাদের স্পর্শ রঃ 
লোকদেরও করেছিল নি করেছে ফর (ওহদে) 


১৯১১ 


জে 
~~ 


DD 


SS 
a 


০১৮৫০১০০১০০ 


ত 


LL m2 


রঙ 
DD 


PCL EAA 


782 


৫০ 2 এ G2, 


50১2৫ ৩ রিনি 239) ৬ 5 ৮2০৩৪ (6 


লোকদের. যাঝে তা আবর্তিত এই আর এর মত 
করি আমরা 


এ 


আঘাত 
(বদরে) 


১৩৭. তোমাদের পূর্বেও বহু যুগ অতীত হয়েছে। পৃথিবীতে ঘুরে-ফিরে দেখ, খোদার (আদেশ ও বিধান) অযান্য 

কারীদের পরিণতি কি হয়েছে! 

১৩৮. বস্তুতঃ এটা লোকদের জন্যে একটি সুল্পষ্ট সতর্কতার বাণী এবং খোদাকে যারা ভয় করে তাদের জন্যে 

পথ-নির্দেশ ও উপদেশ। 

১৩৯. অন-ভাঙা হয়ো না, চিন্তা করো না, তোমরাই বিজয়ী থাকবে- যদি তোমরা ঈমানদার হও। 

১৪০. এখন যদি তোমাদের উপর কোন আঘাত এসে থাকে তবে ইতিপূর্বে তোমাদের 'বি্ুদ্ধবাদী দলের উপরও 

অনুরূপ আঘাতই এসেছে২৯। এটা তে! কালের উত্থান ও পতন, মাত্র যাকে আমরা লোকদের মাঝে আবর্তিত 
- করতে থাকি । 


২৯. এখানে বদর যুদ্ধের প্রতি ইংগিত করা হয়েছে। বলার উদ্দেশ্য হচ্ছেঃ বদর যৃদ্ধে কাফেররা আঘাত খেয়েও 
যখন সাহস হারায়নি, তখন তোমরা ওহদের যুদ্ধে আঘাতের ফলে কেন সাহস হারাবে? 


জীন 2 


গ্রহণ করেন ডি শে 
যং চু 
৮৫৬৫ 21) তরি ৬ পাটি 
CN 2 | uaz) রি ৩ 69 
5 আল্লাহ ৪৯৬ যেন এবং 


22 হত 


58 


নিতে 


SLE 2 227) ৫৩০৫ ডে 4৮৫ [বরণে 
তোমাদের মধো জিহাদ করেছে তা আল্লাহ জেনো টিন অথচ দু 
| (অর্থাৎ বাস্তবে দেখেন নি) 


45 পর্ণ ১৫14 
OULD rn ৩ 
ধৈর্যশীলদেরকে 


তিনি এবং 
জানেদ 


| তোমাদের উপর এ সময় এ জন্যে উপস্থিত হয়েছে যে, আল্লাহ দেখতে চেয়েছিলেন তোমাদের 
মধ্যে সাচ্চা ঈমানদার কে এবং যারা বাস্তবিকই (প্রকৃত সত্যের) সাক্ষী** তাদেরকে তিনি আলাদা করে নিতে 
চেয়েছিলেন । কেননা যালেম লোকদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। 
১৪১. উপরস্তু এ পরীক্ষার মাধ্যমে তিনি সাচ্চা যুমিনদেরকে আলাদা করে দিয়ে কাফেরদের মস্তক চূর্ণ করতে 
চেয়েছিলেন। 


১৪২. তোমরা কি মনে করেছ যে, তোমরা এমনিতেই বেহেশতে চলে যাবে? অথচ আল্লাহ্‌ এখন পর্যন্ত এটা 


দেখেননি যে, তোমাদের মধ্যে এমন কে আছে যে খোদার পথে প্রাণপণে লড়াই করতে প্রস্তুত এবং তাঁরই জন্যে 
ধৈর্যশীল । 


৩০. মূলে আছে “ ওইয়াত্বাখেজা মিনকুম শোহাদা"আ” -এর এক অর্থ “তোমাদের মধ্য থেকে কিছু 'শহীদ' হণ 
করতে চাচ্ছিলেন” । অর্থাৎ কিছু সংখ্যক লোককে শাহাদতের মর্যাদা দান করতে চাচ্ছিলেন। আর দ্বিতীয় 
অর্থ, ঈমানদার ও মুনাফিকদের সেই যুক্ত ও মিশ্রিত দল থেকে , যার মধ্যে এখন তোমরাও শামিল রয়েছ, 
সেইসব লোকদের আলাদা ছাটাই করে নিতে চাচ্ছিলেন যারা প্রকৃত 
মানবজাতির উপর সাক্ষীস্বরূপ, ৯৮ 
দান করেছি। 


জাস এম পক এও একক বিকার এাক্পত এ এব এ ক এ ৯৩ ওত এ ৯ ৮৯৬১৬ পেপে ডু রখ (খং ক নথ এ সা এক ৯৯৯৯ সক MD 


তপ্ত TP TA Ta PD PD as 


NCD Tan nT DT Da DT DT AT a ৯ DD DPD > 


SNA 


আব ক পট 


এও 


A Aa 


সূরা আলে-ইমরান.৩ ২০৮ পারা.৪ 


2 2 /5৫৮৫ 
Ce ~~ চা (৩০৮০ 
কামনা .. 

করতেছিলে 


7.329224 Lode 


১2 2৯৩1 5 


সিস্ট 


৯৮১১১৯১৯১১১ 


aE 


নটি 


কক্ষণ না 
এরর 


DPD, 


2 বা / 4 
0 ০৯০ ০৮6৩ ৩৪ ০5১৯৭ 
কোন জন্য 


(সম্ভব) নয় এবং  শোকরকারীদেরকে 


১৮৮. ৫2812 ৬ 
£ ৯ 
৩০ 5 ১০ ES 4 


এবং নির্দিষ্ট সময় লিখিত আল্লাহর 


০০০৫০ 


হউক 


১৪৩. তোমরাতো মৃত্যুর কামনা করছিলে! কিন্তু তা তখনকার কথা, যখন মৃত্যু সম্মুখে এসে হঁপীছেনি। এখন তা 
তোমাদের সামনে উপস্থিত হয়েছে এবং তোমরা তা নিজেদের চক্ষে দেখতে পেয়েছ। 
রুকুঃ১৫ ূ 
১৪৪. মুহাম্মদ একজন রসূল ছাড়া আর কিছুই নয়; তার পূর্বেও অনেক রসূল গত হয়েছে। এমতাবস্থায় সে যদি 
মরে যায় কিংবা নিহত হয়, তবে তোমরা কি (তার আদর্শ হতে) উল্টোদিকে ফিরে যাবে? মনে রেখো, যে 
বিপরীত দিকে ফিরে যাবে, সে খোদার কোন নোকসান করবে না, অবশ্য যারা খোদার কৃতজ্ঞ বান্দাহ হয়ে 
| থাকবে তাদেরকে আল্লাহ ভার প্রতিফল দান করবেন। 

১৪৫. কোন প্রাণীই মরতে পারেনা আল্লাহর লিখিত নির্দিষ্ট নির্দেশ ছাড়া ' যে ব্যক্তি ইহকালীন ফলের আসায় 
কাজ করবে তাকে আমরা এই দুনিয়া হতেই দান করব, 


বত ৯2222 
টান EES IPC 


০০ 


মে 


ৰ 


ত, 
০০৭ 


ক্র 
ভুত 
a 


লু 
সপ বু 


ৰা এপন”ে, 


এ এ ০৫৭ এ খাল পক ৯৭ এব আশ ৰহত পাচক তত এ তিন ক পতি ৩০ » পচি জাত পপ তত ৭ এত 
০২ ২2 ডি A 


সূরা আলে-ইমরান.৩ | ২০৯ রা.৪ 
|| বি ane ৬৯৮৯ ৯, ৬৯ ৬ AS EEA জা 


সন রি হি 
ate ৯৮৬ শ৯১৮৯ ৯১৮৬৯১৯৯৩৯৮ উপচে তা For শা ৬১৮ ৯১৯৮ stars হি ত 
i 


3 


Ne ১2162 ন 42 EMEA 22 2 / 
॥ (৮5১7৮ 5) ৮৪৩ ৭52) ১১৯১) 18 ১2 (১৮০ ৪ 
॥] আমরা শীগণীর এবং তা হতে তাকে দিব আখেরাতের সওয়াব চায় যে আর 
/ প্রতিফল দেব আমর! 
/]. ০৮৮ ০ ৬ ন 
| 4০০ ৮৫5 ৬০ 94৫ এ ৪:১০ 
4| ভার সাথে লড়াই করেছে কর্তছিল) এবং 
/ (ছিল) (আল্লাহর পথে) যো! 
| 2 (52 Bnd সস ES পা রা ৮4৫ পা ১৫৬ 
ML ৮৪:৩৮ ০০ 1১553 ben A ৬৯2৮ 
ft পথে তাদের (ওপর) (তার)জন্যে তারা হতাল অনেক আন্তাহওয়াল J 
আপতিত হয়েছে যা হয়েছে নন লোকেরা 
রা পি ১৮৫ পা 
0 290 ১ ৮৮৬৩৮ তি 2182 ভি 5) 
[ ভালবাসেন ৮১০০০৮১০৮১৭ না আর ১৬ না এবং আল্লাহর |] 
ৃ্‌ খয়েছে | 
৮7৮৫৮ HAL 4 EK 8187 এ, 
৩9 1৮5) Nl ৬ 2 © ui 
২৮৮ তারা থে এছাড়া তাদের কথা ছিলি না. এবং সৰরকারীদেরকে 
1 > uz ৮ তা প্শা ৬ 22 Ad > 
২.১ 5 ৩৮০ ২২3 (5151 2 ১৩০১১ ৩ ১৪৪। 
৯০১০১ ও লু 
নত 
Ne ত্র 2 ॥ ৩ রে 
1. ও ০:৬১) Al ৫5 0020 52 A 
কাফের জাতির বিরুদ্ধে ৯০০৪০৮৯ এবং আমাদের পদক্ষেপ 
আর যে পরকালীন সুফল পাবার ইচ্ছা নিয়ে কাজ করবে, 
সে পরকালেই সওয়াব পাবে । এবং কৃতজ্ঞতাস্বীকার কারীদেরকে তাদের ফল আমি নিশ্চয় দান করব। 
১৪৬. পূর্বে আরো কত নবী এমন এসেছিল যাদের সাথে মিলে বহু খোদাওয়ালা লোক লড়াই কন্ধেছে। খোদার 
পথে যত বিপদই তাদের উপর পড়েছিল সে জন্যে তারা হতাশ হয়ে যায়নি, তারা দুর্বলতা দেখায়নি, (বাতিলের | 


সামনে) মাথা নত করেনি । বস্তুতঃ এরূপ ধৈর্যশীল লোকদেরকেই আল্লাহ পছন্দ করে থাকেন। 

১৪৭. তাদের দো'য়া ছিল. শুধু এতটুকুঃ হে আমাদের খোদা, আমাদের তূল-ক্রটিও অক্ষমতাকে ক্ষমা কর, 
আমাদের কাজে-কর্মে তোমার নির্দিষ্ট সীমা যা কিছু লংঘন হয়েছে তা মাফ কর, আমাদের পা মজবুত করে দাও 
এবং কাফেরদের. মোকাবিলায় আমাদের সাহায্য কর। 


১ 


ee ANN ব্য কান্ত এ ০ ৪৯ লাউ ভে ১৯ ৮৯ ৮১১১০ ১.৮৯৮১১৮ 


শব্দার্থে কুর-১/২৭-- 


সপ ২৯১ ৯ বি 
=~ 


১১৯ 


যা a 


০৮৯ 


{| 


৩৫৩ ৫০০০০) ৬ 28) রি ৮১০৯৯) 
ওহে সংকর্মশানীদেরকে ৮ আল্লাহ এবং আখেরাতের 


20৫৩ এডি ১৮০৫ ৮৪ [পি £2 

ALAS ৭ 2৫৮. 3) 
তোমাদের গোড়ালীর উপর তোমাদের তারা কৃফরী করেছে 

777 ফিরিয়ে দেবে 

224 


এ 32 2 ce 


১১১৯০১৯১১১০ me 


Din 


ne 


হো 


~~ 
nS 


ত 


\ 
তাও 


ও 


৯১৯১০১৯১৯৯১ 


910৫ ০৪7৪ 
তি (৪5 
(জাহান্নামের) তাদের ঠিকানা 
আগুন (হবে) 


‘a 


“op 
০০১ 


১৪৮. শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে দুনিয়ার সওয়াবও দিয়েছেন এবং তা হতে উত্তম পরকালীন সওয়াবও দান 
করলেন। আল্লাহ্‌ এ ধরনের সৎকর্মশীল লোকদের ভালবাসেন। 
ক্রুকুঃ১৬ 
. ১৪৯. হে ঈমানদারেরা, তোমরা যদি সে সব লোকের ইশারা অনুযায়ী চলতে শুরু কর, যারা কুফরীর পথ অবলম্বন 
করেছে তবে তারা তোমাদেরকে বিপরীত দিকে ফিরিয়ে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্থ ও ব্যর্থ হবে! 
১৫০. তোরা যা কিছু বলে তা ভুল) প্রকৃত ব্যাপার এই যে, আল্লাহতা'আলাই তোমাদের সাহায্যকারী ও 
পৃষ্ঠপোষক এবং বস্তুতঃই তিনি অতি উত্তম সাহায্যকারী । ণ 
১৫১. সে সময় অতি শীঘ্ব এসে পৌছবে যখন আমরা সত্যের বিরোধী কাফেরদের মনের মধ্যে একপ্রকার ভীতি ও 
_বিভিষিকা সৃষ্টি করে দিব। কেননা, তারা খোদার সাথে এমন সব জিনিসকে খোদায়ীর ব্যাপারে শরীক গণ্য 
_ করেছে যাদের এরূপ শরীক হওয়া সম্পর্কে আল্লাহতা'আলা কোনই সনদ নাযিল করেন নি। তাদের শেষ পরিণতি | 
হবে জাহান্নাম; 


ৰা 
fl 
! 
A 
: 
মি 
| 
1 
॥ 
$ 
1 
\ 
৮ 
্‌ 
ৃ 
২ 
{ 


পাব Re RAPA ALAS 


৮ 


সূরা আলে-ইমরান.৩ ২১১ 


পারা, ৪ 
টি NAN এ এ ১৯০৯৯ 2 পাব রহ ৯৯১৮০ টু 
} . A 
Al ৬ SA ৫০ 2/77 / ] 2 ও A 
{ +: ৰ পার্ট 2 এ 2৫ রণ রশ 
DY ft) + | টা te ? Ff) চি 
75 2৮ 

এবং যালেমদের I 
: তৱে দেখি (জন্যে) আবাসস্থল সতি এবং. ; 
A 22 42 পাতি পা 2234260274, 2 ALAA এ 
| 3 ৩১ 1১) > ডা ১৮৩৬১ | 
9]. এবং তোমরা দুর্বলতা যখন এমনকি তার নির্দেশে তাদেরকে তোমরা যখন তার ওয়াদা Kl 
fh দেখালে হত্যা করতেছিলে ৫ 
/ h 
নি ৮৫ Dt (১ ৬ Ls er 2৫7 2292 J 
|) 2 ন ৬৬ ৮ ৮৬ ২ 
: ৮০ ৬০0৪ ees ও 23 3 ASICS | 
ft যা এর পরও তোমরা অবাধ্য ও কাজের ক্ষেত্রে তোমরা মতবিরোধ | 
্ ই 
fj / 42: 234% 5 5 2 ACES €৫ HA 1 
( ৪ টড ন্ট চা 
A এ GU Ur (১০ এ (১৮৩ রি ৩) 
এবং দুনিয়া চায় (এমন) তোমাদের মধো তোমরা ভালবাস যা তোমাদের তিনি 
যারা (কিছু দেখালেন 


be) 
চে 
কও 
N 
uw 
NN 
১৩ 
ে 
Ct 
র্‌ 
ততে 
Va 
tu 
FC ce 
e 
[3 
ls 
|) 
N 
Pe SF ato oct aS cd ad সপ 


অনুগ্রহশীল আল্লাহ এবং 


ৰ 


| (আছে) 

(৫৫:55 22. Aad 

০৮১ > 4 ১০৩০ Gs ? রঃ ৫১১০৯), 
ও rt 


৯" 


৯ 


ঈমানদারদের 


EA IEEE IE ২৩ 
AN 
NN 


আর এই সব যালেমদের বসবাস করার জন্যে যে স্থান .দেয়া হবে তা অত্যন্ত খারাপ জায়গা। 

১৫২. আল্লাহতা'আলা (সাহায্য ও মদদের) যে ওয়াদা তোমাদের নিকট করেছিলেন, তা তো তিনি পুরা করে 

দিয়েছেন। প্রথমে তারই হুকুমে তোমরা তাদেরকে হত্যা করেছিলে; কিন্তু তোমরা যখন দুর্বলতা দেখালে এবং 
A নিজেদের কাজে পরম্পর মতপার্থক্য করলে এবং যখনই আল্লাহ তোমাদেরকে সে জিনিষ দেখালেন যার 
ভালবাসায় তোমরা বাধ! ছিলে (অর্থাৎ গনীমতের মাল) তোমরা. তোমাদের নেতার আদেশের বিরুদ্ধতা করে 


ATO a ata পিপি সপ 


্লসলে- কেননা, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক দুনিয়ার (স্বার্থের) সন্ধানকারী ছিল, আর কিছু সংখ্যক লোক 
ছিল পরকালের সন্ধানকারী; তখন আল্লাহতা'আলা কাফেরদের মোকাবেলায় তোমাদেরকে পশ্চাতবর্তী করে 

/ দিলেন, যেন তোমাদের যাচাই-পরীক্ষা করতে পারেন। আর সত্যকথা এই যে, এতদসত্বেও আল্লাহ তোমাদেরকে 
ক্ষমাই করলেন। কেননা ঈমানদার লোকদের প্রতি আল্লাহতা 'আলা বড় অনুগ্রহের দৃষ্টি রাখেন। 


AE 
J 


5222 0 


চা 


_ 
আশ 


তে 


হও 


oT 


EE Toe IOI TRS 


শনি 


৫ হাহ 


(লা 
ent 


AREAL arn ৯৯৮ ৯১৮৯ পি ron ভু শা ৫ ৯৫ আপ সত "A" aT প৬ ৯১৮৬৬ সাছে কে ৬৯ টাল ৯ ক ৬৯৮০০ ৯ তত টা ৬৭০ ৪৮৮১১ সা ৮ > 


089 5 ৯৮৬ 035 33 ৩ এ 


এবং “কামে ০০০5 বচলছিলে 2৮ 
তর উদ্ধামূং ( 


শর্ত bs ৬. ০ ০১ 0 2৮ ৮৩৩ 


না ঘেন ০৪৯4 দুঃখ তোমাদের পিছনে তোগালেরকে ভাকাহল 


UT মহা i (512১9 


আল্লাহ এবং 'তোমাদেরপৌছেছে যা লা আর তোষরা হারিয়েছে ঘা (তার) তোমারা 


(দুঃৰ কর) জনো বিষন্ন হও 
w 2 এত 7০ ৬ p ৫24 a AREAL Ll নে 
দু ৬৬০৪ (2 2 পু 0%1 ০ ০৮৬৯১ ৩০৩৮ 
দুঃখের পরে 0০, পি তোমর! কাজ করছ বিষয়ে ৰ 
এত 1১2৫ % টি ৫৮৫৫ 
2 a ৬৬ ৪০ ত 
এর ৫ (5৩ ৬৬৮1 
তে আচ্ছন করে তন্্রারূপে প্রশান্তি 


অধাহতে (সুমিনদেরকে) 


১৫৩. স্বরণ কর, যখন তোমরা পালিয়ে যাচ্ছিলে, কারো দিকে ফিরে তাকানোর মত চেতনাটুকু তোমাদের ছিল 
' না, ওদিকে রসুল তোমাদের পিছন হতে তোমাদেরকে ডাকতেছিলশ১৭ তখন তোমাদের এ আচারণের প্রতিফল 
. স্বরূপ আল্লাহতা'আলা তোমাদেরকে দুঃখের পর দুঃখ দিলেন, যেন ভবিষ্যতের জন্যে তোমাদের শিক্ষা হয়ে যায়। 
যা কিছু ভোমরা হারিয়ে ফেল কিংবা যে বিপদ তোমাদের উপর নাযিল হয় সে সম্পর্কে যেন মর্মাহত না হও 
আল্লাহ্‌ তোমাদের সমস্ত কাজকর্ম সম্পর্কে অবহিত রয়েছেন। 

১৫৪. Ps iO oy SUE AGU দ্র SEE EST HE 
অবস্থা বিস্তার করেছিলেন যে, তারা তন্দ্রাবিষ্ট হতে লাগল২, 


৩১. ওহদের যুদ্ধে মুসলমানদের উপর যখন অকস্মাৎ দুই দিক দিয়ে একই সময় আক্রমন হলো, তখন কিছু 
সংখ্যক লোক মদীনার দিকে পলায়ন করলো, আর কিছু লোক অনুদ পাহাড়ের উপর আরোহণ করলো, কিন্তু 
নবী করীম (সঃ) নিজের স্থান থেকে এক ইঞ্চিও হটেননি। চারিদিকে দুশমনদের প্রচন্ড ভীড়, তার নিকটে 
দশ-বার জন লোকের একটি ক্ষুদ্র দল বর্তমান ছিল মাত্র । কিন্তু খোদার রসূল এই সংগীন সময়েও পর্বতের 
ন্যায় অবিচলিত হয়ে নিজ স্থানে দাড়িয়ে রইলেন, ও পলায়নকারী লোকদের আহ্বান জানাচ্ছিলেনঃ 
“ইলাইয়া এবাদাল্লাহ, ইলাইয়া এবাদাল্লাহ" “খোদার বান্দারা আমায় দিকে এসো, খোদার বান্দারা আমার 
দিকে এস" ।. 

৩২. এই সময় ইসলামী সৈন্য বাহিনীর কিছু সংখ্যক লোক এক আশ্চর্য ধরনের অভিজ্ঞতার সম্খুখীন হন। হযরত 
আবু তালহা (রাঃ) যিনি নিজে এই যুদ্ধে যোগদান করেছিলেন, বর্ণনা করেন- এই সময় আমাদের উপর 
তন্দ্রার এমন প্রভাব পড়ে যে, ১85৮2৯৮৮১58 


os 
২ ০৮2৮৮ ০ 


নি নর 
৮১১৮৯ yr ry 


লে 


১ 


বিভব 


2: 


যে 


শত 


a 


সূরা আলে-ইমরান.৩ ২১৩ পারা.৪ 
ভিত টু ১৯১১১০১০১৫১ সন 
5 রত তি 2০ ০০6০2 2 পা ১ 5১0৫৫ 2 4 ৰ ৮ A i 
০১৩ ০৯৯০ ৪ হি ৩১ Ay 2 Al 
আল্লাহর ধারণ! করে ভারা নিজেরা তাদেরকে গুরুত্ব নিশ্চয় (আর) একটি দল কিন্তু | 
ব্যাপারে দিল (অর্থামুনাফিকরা) 


(আছে) 
পট £22 ৫ রে ৫ ১০ 2%, ০ 
3 ox ৬৪৪ I OL ০৪ +50 51 
মধ্যে তারা লুকায় আল্লাহরই সবটাই এখতিয়ার নিশ্চম বল কিছুর কোন 
জনো 
৮৫ 2217 44 55 তি 
৩ (১ 2 ০১১) ৯22 ৮২ (২)১৪৩৬ SN ৪৮ 
আমাদের থাকত যদি তারা বলে তোমার কাছে ভারা প্রকাশ করে না যা তাদের মনের A 
e 222 5 As! ১4৪. ০12 2 2 ৩ 2 zh 
ও পি 5» ঞ্ঞ রি ৫7১৯৯ ণ yg রি রথ দূ 
3 নট ৮৩৪ 2 % 2 | | 
মধ্যে তোমরা যদি বল এখানে আমরানিহত না কোনকিছুর এখতিয়ার কোন | 
তে হি ১ 
॥ 913 324 পাও ১৫ পর্ণ তা তলার 5% ১০ yt 
নি রি L 
L | ৮৮৩ EH MN. 5 ১৯৫৯৫ 
দিকে নিহত হওয়া তাদের উপর, লেখা (তারা) অবশ্যই তোমাদের ঘরের 


কিন্তু অপর একটি দল যার নিকট সমস্ত গুরুত্ব ছিল 
একমাত্র স্বার্থের, আল্লাহ সম্পর্কে নানা জাহেলী মনোভাব পোষণ করতে লাগল, যা ছিল সত্যের সুস্পষ্ট খেলাফ। 
তারা এখন বলে, “এ কাজ পরিচালনার ব্যাপারে আমাদেরও কি কোন অংশ আছে?” তাদেরকে বল, কোরো 


কোন অংশ নেই) এ কাজের সমস্ত ইখতিয়ারই খোদার হাতে রয়েছে। প্রকৃতপক্ষে এরা যে কথা নিজেদের মনে 
গোপন করে রেখেছে তা তোমার নিকট প্রকাশ করছে না। তাদের আসল বক্তব্য এই যে, “যদি কতৃত্বের 


রা 2০2০0002164 


রব 

ইখতিয়ারে আমাদেরও কোন অংশ হত তবে এখানে আমর! নিহত হতাম না” । তাদেরকে বলঃ তোমরা -যগি. র্‌ 
নিজেদের ঘরেও অবস্থান করতে তবে যাদের মৃত্যু অবধারিত ছিল তারা নিশ্চয় তাদের নিহত হওয়ার স্থানের || 
দিকে বের হয়ে আসত। . 
৫ 


পপ 
~~ 


সা তৰে ও খা্সা Ean (Cava এ, বি Nav ১৭ তা লিজ পপ ৯ তত এছ এ পদ AN এপ ₹ ৫০৪ ই 


এ ৫4৫৭ এ বএ ২৬ এব এ এই ও বাতি ৭ এ এন এ ৩৮৪৯৩ ৯৮৯ PPR TAS 


এ বৃ উর ও উঠ ইউ রেটে এইটি উর 
রা (ws ৮৫ 
(১০০৯৯ ৪ 

য| বিশুদ্ধ করার জন্যে এবং বুকে 
(অর্থাৎ অস্তরে) 


১৩৩৫) ৩৩৪2 ঞ। 

অস্ত্রের অবস্থা সম্পর্কে খুব অবহিত আল্লাহ্‌ 
vod BA 25 239 WHI ৩৬ ৪) 
A দিন টিন সারা নিয় 


দুই দলের  মুকাবিলার 
2280412 
রি Ul 2% 
তার! উপার্জন যা বত | তাদেরকে পদসখলন 
2১০4 


© PLS 2৮ BOL ৮০৪৮ WB 


বড় সহনশীল ক্ষমাশীল আল্লাহ নিশ্চয় তাদেরকে আলাহ্‌ 


| আর এ ঘটনা এজন্যে ঘটেছিল যে, তোমাদের বুকের মধ্যে যা কিছু লুকিয়ে রয়েছে 
আল্লাহ তার পরীক্ষা করবেন এবং তোমাদের মনে যে কুটিলতা রয়েছে তা পরিষ্কার করে দিবেন। আল্লাহ মনের 
অবস্থা খুব ভাল করে জানেন। 
১৫৫. তোমাদের মধ্যে যারা মোকাবিলার দিন পিছনে ফিরে গিয়েছিল- ইহার কারণ এই ছিল যে, তাদের কোন 
কোন দুর্বলতার সুযোগে শয়তান তাদের পদশ্থলন ঘটিয়েছিল- আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন। বস্তুতঃ 
আল্লাহ বড়ই ক্ষমাশীল ও ধৈর্যধারণকারী । 


৮০১৫৮ 


ATP 


লাল, 
টে 


তে A a A আআ 


সপ 


সূরা আলে-ইমরান.৩ ২১৫ পারা.৪ 


9 ৯৭৫৫ বির 2 পপ 08 
1১2৫ GHEE BIG 1521 GH EE : 
| কুফরী করেছে (তাদের) মত তোমরা হয়ো না ঈমান যারা ওহে A 
ঠ যারা এনেছ 
ঠা 5 EL * 28/04 রর 2 7/2 24 রং রর রি 
| 2০৮০০ 31৮৮৮19৮91৯) ৮৩ 5 | 
? অথবা  দেশেবিদেশে ০০০৭ যখন তাদের ভাইদেরকে তারাবলেছে ও | 
॥ নি Nl 
AA 21৮ / A 2.2 nd বে 
ft না আর. তারা মরত না আমাদের কাছে তারা যদি যুদ্ধে (শরিক) তারা হয় [4 
A) 
॥ / 2 725 বব পা 5 ALI. 5০০ 
| ১ ৬ ৮১ 3 ৯১ > 4০১ Usa) 1৮৩ 
K আর তাদের অস্তর মধ্যে মনন্তাপের এক্সূপ / আল্লাহ (এন্ডপ হয়েছে) তারা নিহত N 
lf শুলোর (কারণ) (কথাবার্তা) করেন যেন হত 1 
\ % Al 
1 2৩ PARE OLE Lat ৮৫ fw রত 2 2 w VV 
| © XR ০১৬০ ৩ 201 2 ৮৩৬৮ 5 পে: | 
Pa . Ed 
N ভালভাবে তোমরা কাজ এবিষয়ে আল্তাহ এবং মৃত্যুদেন ও জীবন আল্লাহই ) 
দেখছেন করছ যা দেন 
2/7 5 পাত ১০ # 2“ Ln 5 ০৬ 221.4 NAME 
১১৯০০ me ৩ 2 গেট GAS ৬৮ ১) 
ক্ষমা অবশ্যই তোমরা মরে অথবা আল্লাহর গথে তোমরা নিহত অবশ্যই এবং | 
যাও হও যদি 
৫০৫১৮ (৩ 924 2৫০৫ / NE 
9৩১ ৩৪ ০৯ mn 5 DM ০৪ | 
তোমরা জমা করছ তাহতে উত্তম রহমত ও আল্লাহর পক্ষ | 
যা হতে ) 
| ৷ 
রুকুঃ১৭ 
১৫৬. হে ঈমানদারেরা, কাফেরদের ন্যায় কথাবার্ত বলো না, নিকটাত্মীয় লোক যদি কখনো বিদেশ ভ্রমনে চলে |} 
যায় কিংবা যুদ্ধে শরীক হয় (এবং সেখানে কোন দুর্ঘটনার সঙ্ুখীন হয়) তবে তারা বলে, তারা যদি আমাদের |! 


নিকট থাকত তা হলে তারা মরত না ও নিহত হত না! আল্লাহ এ ধরনের কথাবার্তাকে তাদের মনে দুঃখ ও চিন্তা 
সৃষ্টির কারণ বানিয়ে দেন। অন্যথায় প্রকৃতপক্ষে মৃত্যু ও জীবনদানকারী হচ্ছেন আল্লাহ, এবং তোমাদের সকল 
প্রকার কাজকর্মের উপর তাঁর তীব্র দৃষ্টি নিবন্ধ রয়েছে। | 
১৫৭. তোমরা যদি খোদার পথে নিহত হও অথব মারা যাও তবে খোদার যে রহমত ও দান তোমাদের নসীবে 


হবে তা এসব লোক যা কিছু সংগ্রহ-সঞ্চয় করে তাহতে অনেক উত্তম। 


সূরা আলে-ইমরান.৩ - ২১৬ র্‌ পারা.৪ 


- F তি গলা tee STAN ms TRE FA rth, HET Eh, EE J J ২ হর 
RAR SARIN ALA RAR ACN ৮৯১৬৮ পালিত শিপু ইসলতম হলি Tr AT ear Ne ene Fe 
০০৬০৮৪০৯০৯০ 


1৮৫ 294 22, b A 2 2 » রঃ 
৬ ৪০১৪০ MM IY ও 5 ও 


বন্তুতঃ তোমাদের একত্রিত আল্লাহর দিকে অবশ্যই নিস অথবা 
হবে 


র্‌ রর ৬৬ ০০ / 

A 

edd A ন্‌ 

পাষাণ উগখ্স্বভাব তুমি হতে যদি এবং তাদের জনে তুমি নরম আল্লাহর অনুগ্রহের ॥ 

K 

রর 4 ৫01০৭ > ১4২৯৫ 1111 

১৪৬ ০৬০৩ ০৯৯৬ ৮০19১ 

ও তাদেরকে অতএব  তোষার চতুর্দিক হতে তারা অবশ্যই হৃদয়ের | 

সরে যেত A 

পা PA {ৰ 2/ * 22 2 NG পা এনা ভারত yt 
৩০ ১ 1১ ২১০৭ এ ~~ ১১৩৪ ৬ 


তুমি সংকল্প ০৭ কাজের ক্ষেতে তাদের পরামর্শকর এবং তাদের ক্ষমা চাও 
কর (সাথে) জনো গা 
৮ AY ৫ ll AZ NETL 
৬১৩ ৫8৫) ৬৪ ভগ 2) 0৮ ৮৪ ৩ & 
যদি ভরষাকারীদেরকে ভালবাসেন আল্লাহ্‌ নিশ্চয় আল্লাহর উপর bi তখন 


7 ৪ 
2 2% 


৬৯ ASS 3৮ আর্ত AE IS এ) AES 
আর 


কে তবে তোমাদের তিনি যদি 


EO AA DDT 


তা 
এস 


nT To To Poh Ae or aa AS 


ত্যাগ করেন উপর কেউ করেন 
শত 125৬. ১৪2৫ চে 
এ 

তারপরে তোমাদের সাহায্য (আছে) এমন 


করতে পারে 


১৫৮. আর তোমরা মৃত্যু মুখে পতিত হও কিংবা নিহত হও; সকল অবস্থায়ই তোমাদের সকলকেই একত্রিত হয়ে 
খোদার নিকট উপস্থিত হতে হবে। 

১৫৯. হে নবী, এটা খোদার বড় অনুগ্রহের বিষয় যে, তুমি এসব লোকের জন্যে খুবই নয্র স্বভাবের লোক 
হয়েছে। অন্যথায় তুমি যদি উগ্র-স্বভাব ও পাঘাণ-হৃদয়ের অধিকারী হতে তবে এসব লোক তোমার চতুর্দিক 
হতে দূরে সরে যেত, অতগ্নব তাদের অপরাধ মাফ করে দাও, তাদের জন্যে মাগফেরাতের দোয়া কর এবং 
্বীন-ইসলামের কাজকর্মে তাদের সাথে পরামর্শ কর। অবশ্য কোন বিষয়ে তোমার মত যদি সুদৃঢ় হয়ে যায়, তবে 
খোদার উপর ভরসা কর। বস্তুতঃ আন্লাহ্‌ তাদের ভালবাসেন যারা তার উপর ভরসা করে কাজ করে। 

১৬০. আল্লাহই যদি তোমাদের সাহায্য করেন তবে কোন শক্তিই তোমাদের উপর জয়ী হতে পারবে না। আর 
তিনিই যদি তোমাদেরকে পরিত্যাগ করেন তবে অতঃপর কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে? 


৬ 
তে পেত সস তাজা এ: - SABRI RPI IDI ৯৯৯৮৯১৯৯১৮৯ লা > খে ৩ 


সূরা আলে-ইমরান.৩ 
রশ পি a» ৮১৮৯ NIN sen Naa A Naa ৮ ৯ aT তা৯ ৯৮৯০৬ ৯2৬ চাসিপাজ টড জিত৯ ৯ vara ira") 


ঠা And A র্ত 422 2232 ৩৫৫৮৫ 2.০ 
A ol ৬০৪ ৩৮ L 529 ০১৮প। SF Wl (4০ ৪ 
৮ ভন্বসা করা 
উচিত 


Af যে নর্বার জন্যে (শোভনীয়) লা এবং ঈমানদারদের 
A 


2৯7১ 
০] 
bh 
be 
t টি 
NP: 
N 
u 
tL \ 
রি 
৪৯ 
€ং 
৬ 
eu 
£\ 
e বড 
NN 
৬ * 
প্রা 
E\ 
3 
E\ 


2207 


ES 
h কিয়ামতের দিনে খেয়ান্ত তা নিয়ে সে আসবে খেয়ানভ যে এবং সে খিয়ানত 
ঘা করবে ' ie 
1]. ৮5৫55 ১ ৩ প্রত 4৫ 24৫610242৫5 
| যুলুম করা হৰে না তাদের এবং সে অর্জন করেছে যা ব্যক্তিকে প্রত্যেক দেয়া হবে অতঃপর 
£ং উপর পুরাপুরি 
& লি পার ৮১৮৩, পর্ণ AAA 
৬ A ¢ 2 «* 
21 02 ৯ HOS 40 0155 Al এশা 
আল্লাহর  পক্ষহতে অসম্তষ্টি পরিবেষ্টিত তারমত আল্লাহর সন্তষ্টির অনুসরণ তবেকি 
দ্বারা হয়েছে যে করল a 
21৮5 ৮১০৭ ৫0. পা Birr 21৫4৫ 
1 ০১০ রি শু পা | ১১ -5 ৯ হ্‌ ৩ 2 
vb মর্যাদায় তারা গন্তবাস্থান অতি খারাপ এবং জাহান্নাম তার ঠিকানা এবং 
(এক নয়) ) 


কাজেই প্রকৃত মুমিন যারা তাদের আল্লাহরই উপর ভরসা রাখা উচিত। 
১৬১. খিয়ানত করা কোন নৰীরই কাজ হতে পারেনা, আর যে খিয়ানত করবে, কিয়ামতের দিন সে তার 
খিয়ানতসহ হাজির হতে বাধ্য হবে । অতঃপর সেখানে প্রত্যেক ব্যক্তিই তার কৃতকর্মের পুরোপুরি প্রতিফলই লাভ 
করবে; কারো প্রতি বিন্দুমাত্র যুলুম করা হবে না? 
১৬২. যে ব্যক্তি সব সময় খোদার মজী অনুযায়ী চলতে প্রস্তুত হবে সে কিরূপে সেই ব্যক্তির মত কাজ করতে 
পারে যে খোদার গজবে পরিবেষ্টিত হয়েছে এবং যার পরিণতি হবে জাহান্নাম? যা অত্যন্ত খারাপ জায়গা। 
১৬৩. খোদার নিকট এই উভয় প্রকার লোকদের মধ্যে বহুপর্যায়ের পার্থক্য রয়েছে। আল্লাহ সকলেরই কাজের 
উপর দৃষ্টি রাখেন। | 


এ TTP TIS DDS ILIA TO SEDO CT IT IO DLE IL 


১৯৯ 


TE 
' শব্দার্থে কর-১/২৮-_ 


[) 


EET EE VERE TEEN PEE RE RE ENE TS) 
j 


ন, 


আল্লাহরই উপর এবং 


২১৭ পারা.৪ 


১০৮ 


EC LY 


এ 
< 


রি 


সপ, 
চি 


বে 


লা 


~~ a 


a 


২০৫৫ এ ৯১৯, 


৪৮ 


সপ কাস ে 


> be) 3 = Lb 
১ ১১৮) ৫5 ঞ&)। 


যখন যোমেনদের উপর আল্লাহ 


করে 
A BL 


০915৬ ০1 3° 
(5 Es 
. পতি 


পপ 


থে 
০ 


a 


পাতো নল আলো এনএ আনো পা Dr 


ত 


৬২ পচ 


৫৫56 / 1 
৩ ১ ০ 
তিনি যেন এবং আল্লাহর 
জানেন 


১৬৪. প্রকৃতপক্ষে ঈমানদার লোকদের প্রতি আল্লাহ এই বিরাট অনুখহ করেছেন যে, স্বয়ং তাদেরই মধ্য হতে 
এমন একজন নবী বানিয়েছেন যে তাদেরকে খোদার আয়াত শুনায়, তাদের জীবনকে ঢেলে তৈরী করে এবং 
তাদেরকে কিতাব ও জ্ঞান-বিজ্ঞানের শিক্ষাদেয়। অথচ ইতিপূর্বে এ সব লোকই সুস্পষ্ট ভ্রান্তিতে নিমজ্জিত ছিল। 


কোথা হতে আসল? অথচ (বদরের যুদ্ধে) তোমাদেরই হাতে এর দ্বিগুণ মুসীবত (বিরোধী দলের উপর) পড়েছিল। 
হে নবী, তাদের বল, এ বিপদ তোমাদের নিজেদেরই কারণে এসেছে, আল্লাহ সর্বশক্তিমান। 

১৬৬. যুদ্ধের দিন তোমাদের যে ক্ষতি হয়েছে তা খোদার অনুমতি ক্রমেই হয়েছিল এবং এ জন্যে হয়েছিল যে, 
আল্লাহ (বাস্তব ভাবে) দেখতে চেয়েছিলেন যে, তোমাদের মধ্যে প্রকৃত মুমিন কে। 


A 
: 
Rl 
i 
) 
1 
b 
চ 
4 
|) 

ft 
{ 
x 
! 
x 
b! 
: 
) 
+ 
yf 
be 
ন্‌ 
! 
1 

1 

) 


৬ 


| 


(এব সন এটি এন এব বারা স্বার্তক ব্ব তন এখন পিস এখাজন্যত 
৯১৬ ১১০৭৯৯৯-০৯ 


LE 15১ ১ 2 


তারা বলে হিরা রর 
ছিল 


ae 


৬ 


ভার! গোপন করছে ই বিষয়ে 


স্পা 


মম 


5৮5 ৮102৩৩৬225১ 15 
সাহ তাত যদি টিনা ও হিরা বলেছিল 


৪ 2 ৮ sd 2 
1, ৰি রি 1555 ৩১ 
নিজেদের 


হতে 


ৱা 


EE STD 


নি 


© ৩৫৬৮৮ 
সতাবাদী 


প্র 
a” 


OAT = 


ক 
Bm 


১৬৭. এবং মুনাফিক কে? এই মুনাফিকদের যখন বলা হল, এস, খোদার পথে যুদ্ধ কর, অথবা অস্ততঃপক্ষে 
(নিজেদের শহরের) প্রতিরক্ষার কাজই কর; তখন তারা বলতে লাগল, আজই যুদ্ধ হবে তা যদি আমরা জানতে 
পারতাম তাহলে আমরা নিশ্চয় তোমাদের সংগে যেতাম । একথা যখন তারা বলতেছিল তখন তারা ঈমান অপেক্ষা 
কুফরীরই অধিক নিকটবর্তী ছিল। তারা নিজেদের মুখে এমন সব কথা বলে যা মূলতঃ তাদের অন্তরে বর্তমান 
নেই। আর যা কিছু তারা মনে গোপন করে রাখে আল্লাহ তা খুব তাল করেই জানেন । 

১৬৮. তারা নিজেরা তো বসে রইল, আর তাদের যে সব ভাই-বন্ধু লড়াই করতে গিয়েছিল ও সেখানে নিহত 
হয়েছিল তাদের সম্পর্কে তারা বলল, তারা যদি আমাদের কথা শুনত তাহলে তারা নিশ্চয় নিহত হতনা, তাদের 
বল, তোমাদের এই কথায় তোমরা যদি সত্যবাদী হও তবে স্বয়ং তোমাদের মৃত্যু যখন আসবে তখন উহাকে দূরে 
রেখে তার সত্যতা প্রমাণ করো ৷ 


৫৫ এ এব এক এ ৩.৭ ০. তা সনা ক এ Tartana 
SNE NAN LS 4 


পাল আআ নন 


নি 
লি বরে 


৮৯ পুস১০৯৮১০৯ aaa AY ৯৮১৯ ৯৮১৯১২৬৯৯২৭ 


ৰ ৩ ৩১৩ তির ডি পা পাঠা 4 
Ld এ সু GN ES SG 
আল্লাহর না 


চস 
a 


পথে নিহত তোদেরকে) মনে করে! এবং 
টু যারা 


৩৩৪ 02 টা 


ৰ তাদের রিযেক তাদের রবের কাছে তারা জীবিত বরং (তারা)মৃত 
) ll J 
fl 7238.320 7 24 2 ০৬ 9০9 ১ রি 772 
32258 Aes £ ৩১৯১ 
t তারা আনন্দিত হবে এবং তার অনুখহে " আচ্াহ তাদের যাকিছু তারা খুশী 
j (এসবজেনে) দিয়েছেন হয়েছে 
i 9 5৮ ৫৫ এর ১ ৬। ৩ টা / 2 ও 
4 ৮ ১ ৬ 
১১৬, IH AEE ৩৪০৪৯০০৩৩০৩ 
রা কোন ভয় থে তাদের পেছনে তাদের মিলিত হয় নাই (তাদের) জন্যে 
1] (আছে) না. ( রয়েগেছে এখনও) সাথে যারা 
vi প্ত ৮৩ ৮৩০৪ পা ওত /৮ PAE AE DP EECA 
| 


মিলন 


ভারা না এবং তাদের জন্য 


oxy OY OOPS YG 
রহ - 


< w 


SAAS 
০১৮০১ 39০0 ০ 


PPI a AT বিত 
C\ 
uu 
{re 
(5৩ 
৩ 
bY 
bb 
এ 
Nl 2 
LS 
naa a Da a EN aT aa ৯৮৯০৯১১১৯১৯ DP DT এ TAT LS nT a 2 aT De 


b> ol 


স্‌ 
ক 


PI" 
a 


1 অনুগ্রহে ও আল্লাহর পক্ষ ॥ 
ee / te পাঠ 222 fl 
! LIOR ॥ 
gq | 6 Lis 
রি ঈমানদারদের 


সা ত 
- 


১৬৯. যারা খোদার পথে নিহত হয়েছে তাদেরকে মৃত মনে কলো না! প্রকৃত পক্ষে তারা জীবিত, তারা খোদার 
নিকট হতে রেযেক পায়। . 
১৭০. আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে যা কিছু দান করেছেন তা শেয়ে তারা খুশী ও পরিতৃপ্ত । এবং যে সব 
ঈমানদার লে'ক তাদের পিছনে দুনিয়ায় রয়ে গেছে এখনো তথায় পৌছেনি তাদের জন্যে কোন ভয় ও চিন্তা 
নেই জেনে ভারা সন্তুষ্ট ও নিশিত্ত। | 

১৭১. তারা গোদার নিয়ামত ও অনুগ্রহ পেয়ে আনন্দিত ও উৎফলু এবং তারা জানে যে, আল্লাহ ঈমানদার 
লোকদের কর্মফল ন্ট করে: না. 


na” AE 


ETT 
পাপে পাপ, 


ত’ 
সি 


) 


পু ০ 


সু 
সতত ক 


থা 

0mm 

Pee SBE 
০০ নে 


EE 


কালক লিল আল ত 
bl শি 
স্পা 
পে 


পর 


4.১ বক পে ৫ Pay এট ছি শি শি এ এ ও ৩ ২: .৮ লাটি লিভ পাত তপ্ত তার ২ ৩ ক পি জপ এ, ৭ ২৬ ৮ PATA ৬১১৯ টি 
De As Ee ৮ 


১ 2294 4 5222 
রসূলের সাড়া দেয় 
LY 22 BSAA 
7 % 2 
পাঠ 1১৮] I ৮22) ৮৪০০ 
তাদের ঘখো এ j আঘাত তাদের পৌছেছে 
যারা 


6) ০৩) ০৪ ০৩ GM 6K 
নিশ্চয় লোকেরা তাদেরকে বলেছিল এগ বিরাট 


AP DATED PDEA DDD DP DT PDD, 


a aS এর 


১৭২. যারা আহত হওয়ার পর ও আল্লাহও- রসূলের ভাকে সাড়া দিয়েছে তাদের মধ্যে যারা প্রকৃত পৃন্যশীল, 
নেককার ও পরহেযগার তাদের জন্যে অত্যধিক সফল রয়েছে। 

১৭৩. আর যাদের নিকট লোকেরা বলেছে যে, “তোমাদের বিরুদ্ধে বিরাট সৈন্যবাহিনী সমৰ্তে হয়েছে তাদের 
ভয় কর", এ কথা শুনে তাদের ঈমান আরো বৃদ্ধি পেল, উত্তরে তারা বলল, আল্লাহই আমাদের জন্যে যথেষ্ট এবং 
তিনিই সর্বোত্তম কর্মকর্তা । 


॥ 
॥ 
f 
{| 

a 
Q 
bl 
Y 
রর 
রা 
hh 
4 
॥. 
|. 
kh 

রন bh 
A 
) 
) 
; 
Y 


Ca Casa a FP WP BP SP SATA 


পঞ্চ 


হছে, 


৯ সপ 


৩৩. ওহদের যুদ্ধ থেকে ফেরার পথে মুশরিকরা কয়েক মঞ্জিল দূরে চলে যাওয়ার পর তাদের মনে এই খেয়াল 
উদয় হল, আমরা করলাম কি? মুহাম্মদের শক্তি চূর্ণ করার মহা সুযোগ হাতে পেয়েও আমরা তার সঙ্যবহার 
না করে ফিরে এলাম । অতএব তারা এক স্থানে সমবেত হয়ে পারস্পরিক পরামর্শ করে স্থির করলো যে 
মদীনার উপর এখনই দ্বিতীয়বার আক্রমন করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সাহসে তা কুলালো না, 
তারা মন্ধায় প্রত্যাবর্তন করলো । এদিকে নবী করীমও কাফেরদের পুনরায় ফিরে আসার আশং 
করছিলেন , তাই তিনি ওহদের যুদ্ধের পর দ্বিতীয় দিনই মুসলমানদের একত্রিত করে বললেন যে, 
কাফেরদের পশ্চাদ্ধাবন করা আবশ্যক ৷ যদিও এ অত্ন্ত সংগীন ব্যাপার ছিল, কিন্তু তা সত্বেও খাটি 
মুমিনগণ আত্মদান করার জন্য প্রস্তুত হলেন। এবং নবী করীমের সংগে “হাজরা উল আসওয়াদ' নামক স্থান 
পর্যন্ত অগ্রসর হলেন। এই জায়গাটি মদীনা থেকে ৮ মাইল দূরে অবস্থিত। আলোচ্য আয়াতে এই সব 
আখ্দানে প্রস্তুত লোকদের প্রতিই ইংগিত করা হয়েছে। 


এ 


কাতা 


2 


[০০৯৫ 


৮১522252252 


সূরা আলে-ইমরান.৩ . ২২২ পারা.৪ 


৫০ ০4 এপ এ ০১ পি Sarit ৯৮৮৯৮৬ ০৯১০৯১০৯, 


2৩০৫ এর ডিভি হু শেন 

৮৫৮৪০ ভন 5401 02 ০৯৪ 

তাদের স্পর্শ করে নাই (তার) ও আল্লাহ্‌র অবদানে 
অনুগ্রহে 


cm a 


ঘি 
সজ 
০0 


০১১১, 


০7৯১৮ 


স্পা এ _ লে ইল সা 
পি পপি সস সপ পতল শর a ss Da ১2৩ Pa ০ ADT PDT Ta DO aa LY 


মহাৰ 


OE ES ENO NE CRE RE St ED) 


2 
2 ৮৬ SH AUN BS 


রাতে 
তাদেরকে তোমরা অতএব তার বন্থুদেরকে 
ভয় কর না 


১০১২৭ 


2 পট 


228 ৫ 
© USS} 
মু'মেন 


১৭৪. শেষ পর্যন্ত তারা খোদার অনুগ্রহে এমনভাবে প্রত্যাবর্তন করল যে, তাদের কোন প্রকার ক্ষতি হল না এবং 
খোদার মর্জী অনুযায়ী চলবার সৌতাগ্যও তারা লাভ করল। বস্তুতঃ আল্লাহ বড়ই অনুগ্রহকারী৩৪ | 

১৭৫. এখন তোমরা জানতে পারলে যে, মূলতঃ শয়তানই উহার বন্ধুদেরকে শুধু শুধু ভয় দেখাচ্ছিল । অতএব 
ভবিষ্যতে তোমরা মানুষকে ভয় করবে না, আমাকেই ভয় করবে- যদি বাস্তবিকই তোমরা ঈমানদার হয়ে থাক। 


59 


৩৪. ওহদ হতে প্রত্যাবর্তনের সময় আবু সুফিয়ান মুসলমানদের চ্যালেঞ্জ জানিয়ে বলেছিল যে আগামী বৎসর 
বদরে তোমাদের ও আমাদের আবার মোকাবিলা হবে। কিন্ত প্রতিশ্রুতির সময় যখন কাছে এলো তখন ভার 
আর সাহস হলো না। অতএব মুখরক্ষার জন্য সে এই কৌশল অবলম্বণ করলো । সে গোপনে এক ব্যক্তিকে 
মদীনায় প্রেরণ করলো । সে মদীনায় এসে মুসলমানদের মধ্যে এই সংবাদ রটানো শুরু করলো যে, এ বৎসর 
কোরাইশরা আক্রমনের জন্য জবরদস্ত প্রস্তুতি নিয়েছে এবং এমন বিরাট শক্তিশালী বাহিনী সংগ্রহ করেছে 
যে সারা আরবে কারুর পক্ষে তার মোকাবিলা করার সাধ্য নেই৷ এই প্রপাগান্ডায় মুসলমানরা কিছুটা 
প্রভাবিত হয়ে পড়েছিল। কিন্তু যখন আল্লাহর রসূল পূর্ণ মজলিসে ঘোষণা করলেন যে, “যদি কেউ অগ্রসর 
না হয়, তবে আমি একাকীই অগ্রসর হবো’ তখন একথা শুনে ১৫০০ আত্মোৎসগী সাহাবা তার সংগে যাবার 
জন্যে প্রস্তুত হলেন । নবী করীম তাদের সংগে নিয়ে বদরপ্রান্তে যাত্রা করলেন । আবু সুফিয়ান মোকাবিলার 
জন্য এলোনা ৷ মুসলমানরা আট দিন পর্যন্ত অবস্থান করে তেজারতী কারবার থেকে যথেষ্ট আর্থিক ফায়দা 
হাসিল করে তারপর প্রত্যাবর্তন করে। 


57২২৫ 


মাপ 


ভিজা 


শে 


AANA ALOT AT TATA aA স্বপ্না 


Lag apt me টি 
বকে তিনে 


সপ 


চট বাক্প জন 
রা ট নি i রিল 


৯ 


সুরা আলে-ইমরান.৩ ২২৩ ; পারা.৪ 


(9১৬৭ PRAY ক ৬ at 
bh চপ > Al 
4 EO rs 422 rAd (Se LAI22932,7 রর Pd ঠা 
2% 
৮৫১1 ০১ ৫ ১৮১৩ 2৬ ৬১১০৩ ND ১1; 
| অন নিশ্চয় মধো তৎপর হয়েছে (তোরা) তোঙাকে I না je 
॥ < 
) 4 
) ও এট J 
fk) ঠা 
নর ৮৮ ৬ £ 
9) তাদের | fl 
আলে, 
1] ৮৩ ০ / 
1৩৩ 
| যারা নিশ্চয় & 
! যি 
|. ৮১৫ ৫৬ 2৫ সর্প ৫57 -৮272422711 
৬৮৩ | 1১১১ | 
| এবং  কিছুমাত্রও আল্লাহকে ক্ষতি করতে কক্ষণ্ সঈদানের বদলে কুফরীরে ক্রয় করেছে 
) পারবে না 711 
ধা ৮৫৫ 152944 ৮০৯০ (4424 পর ERA Gree ly 
৩ 1১ ৩:৬৮ ৩৮৮০৪ ৯5 9৮1 ৮1৬৬ >| 
| এই থে কৃষ্ণরী করেছে যারা (যেন) তারা. না এবং বড়ই কষ্টদায়ক. শান্তি তাদের ৬ 
গভির না 2 ১ 227 G24 224 2:22 | 
1 . Hh! ৯ { 
[1৮৬ ৮ ৩১ ৮৪৪৯১, I> re ৩৯ 
ৃ তাদেরকে র মূলতঃ তাদের নিজেদের জন্যে উত্তম. তাদেরকে আমরা চিল | 
ঢিল দেই j দেই : 
VY | 92 Ger 29 LA / 2 “2s তর {| 
\ (৩০১৫০ ০০1৩০ ৮৪ 5 ০৩)। 1১১1১ ):০) 
y বড় অপমাননাকর শান্তি তাদের জন্যে এবং পাপ তারা বৃদ্ধি করেযেন tt 
y (রয়েছে) 
১৭৬. হে নবী, আজ যারা কুফরীর পথে যারপরনাই চেষ্টা-সাধনা করছে তাদের কর্মতৎপরতা যেন তোমাদেরকে ৃ 
চিন্তিত না করে। তারা খোদার বিন্দুমাত্র ক্ষতিও করতে পারবে না। খোদার ইচ্ছা এই যে, পরকালে কোন অংশই | 
তাদের জন্যে রাখবেন না। সর্বশেষে তাদের জন্যে কঠিন শাস্তি নির্দিষ্ট রয়েছে। ্‌ র্‌ 
১৭৭. যারা ঈমান ছেড়ে দিয়ে কুফরীকে খরিদ করল তারা নিশ্চয় খোদাতা'আলার কোন ক্ষতি করছে না। তাদের | 


জন্য মর্মান্তিক শান্তি মওজুদ রয়েছে। 


১৭৮, কাফেরদেরকে আমরা এই যে টিল দিচ্ছি, একে তারা যেন নিজেদের পক্ষে মঙ্গলজনক না মনে করে। 
আমরা তাদেরকে ঢিল দিচ্ছ এজন্যে যে, শুরা যেন পাপের সঞ্চয় বৃদ্ধি করে নেয়। অতঃপর তাদের জন্যে 


শেখ 


আব্বা ত্র ত্য বানি এম ত 


চি AEA ঃ ৬1৩৬ রি 2 
১6 55. ৮২২) পরি : 

নয় এবং পাকি হতে নাপাক থক যতক্ষণ না 
তি i (সৎ 8, (অসংলোকদেরকে) বু 


Ee 2 9 পাও 3) পর্ণ 

U3 G2 G3 Yl 50 ons AA ৫৩ 

যাকে তাঁর রসূলদের মধ্যহতে বাছাই করেনেন আল্লাহ গায়েবের সম্পর্কে 
৮ 25১, 5 রা 9 রি 242 HZ 
50১৮ 9) 25৭১3 3 205 IE 


তোমরা ঈষান যদি এবং তাঁর রস্‌ূলদের ও জি ভোমরা তাই 
টি 5 
তরি 


৫ প্র ৫ ঠা রে EA 
এ ৮ ভবে তোমরা ভয় 


তারা মনে করে না এবং 


১৭৯. TURE এ অবস্থায় কিছুতেই থাকতে দিবেন না, ER EAE 

আছ; তিনি পবিত্র লোকদেরকে অপবিত্র লোকদের হতে অবশ্যই পৃথক করবেন। কিন্তু গায়েব সম্পর্কে 

তোমাদেরকে অবহিত করা খোদার নিয়ম নয়৩৫, গায়েবের কথা জানাবার জন্যে আল্লাহ তার রসূলদের মধ্যে হতে 

যাকে চান মনোনীত করে নেন। অতএব (গায়েবের বিষয়ে) আল্লাহ ও তাঁর রসূলের প্রতি ঈমান রেখো । তোমরা 

যদি ঈমান ও খোদা-তয়ের নীতি অবলম্বন কর তবে তোমরা বিপুল পুণ্যের অধিকারী হবে। 

১৮০. যে সব লোককে আল্লাহ অনুগ্রহ দানে ধন্য করেছেন এবং তা সত্ত্বেও তারা কৃপণতা করে তারা যেন মনে না 
| করে বে, এই কৃপণতা তাদরে জন্যে ভাল। 


৩৫. অর্থাৎ তোমাদের এ জানিয়ে দেয় যে তোমাদের মধ্যে কে মুমিন ও কে মুনাফিক। 


Nan 
৭ এসব এন্ড এস উজ টে ৮৮৯১ ৯৪৬৮, কি ধক লন ৬ ₹ ৮০৪৬ সা 
nls 
ER 


১০০০০ 
৫৩৩ 


A 
দিনে 


উর গা তই তাদের জনো তা বরং 
অকল্যাণ 


১০০৭) 5 ৬৯) Sl 40) চি ৮৫০৪]। 


oo 


পৃথিবীর ও  আকাশমভলীর াধকার অনার এবং কিয়ামতের 


a CALLE oY 


সে স্পর্ে, আল্লাহ 


১৯১৯১ সির প১১১-১১১০১৮১১-১১৯ 


"aD DD 


wo ER 37 
Y ৬ ad পর্ণ তি ০ 
রি A 
ভি 
অন্যায়ভাবে হত তাদের হত 
করা 
2প ৫৫ PAE পাও ১৫৫ sts 22 


৬ 6 ৩১ ০G ole 1835 


০908 এটা দহনের শান্তির রিনা এবং 


৩৫২ পা ৮১৫ পাখি 
৪৬৫০ 245 ০৮201 61 5 নি ৬৩ 
বান্দাদের উপর জুলমকারী নন আল্লাহ নিশ্চয় এবং ৮১০৮ 
এটা তাদের পক্ষে খুবই খারাপ জিনিস। তারা কৃপণতা করে যা কিছু সঞ্চয় করছে কিয়ামতের 
দিন তাই তাদের গলায় রশি হয়ে দীড়াবে। আকাশ ও পৃথিবীর উত্তরাধিকার খোদারই জন্যে; আর তোমরা 
যা কিছু করছ, আল্লাহ্‌ তা ভাল করেই জানেন। 
৪১৯ 
৯১ আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলে, আল্লাহ দরিদ্র, কিন্তু আমরা ধনী০৬। তাদের এ কথাও আমরা 
লিখে রাখব, আর ইতিপূর্বে তারা পয়ণস্থরদের অন্যায়ভাবে যে হত্যা করত তাও তাদের আমলনামায় রক্ষিত, 
হবে। (যখন চূড়ান্ত কয়সালার সময় উপস্থিত হবে তখন) আমরা তাদের বলবঃ নাও, এখন জাহান্নামের স্বাদ 
গ্রহণ কর। 
১৮২, এটা তোমাদের নিজেদেরই উপার্জিত। খোদা তার বান্দাদের পক্ষে কখনো যালেম নন। 


৩৬. ইহুদীদের কথা । কুরআন মজিদে যখন এই আয়াত নালি হলো যে “আল্লাহকে উত্তম ঝণ দিতে কে প্রস্তুত 
98875857875 “জি হা, আল্লাহ মিয়াতো নিঃ্ হয়ে 
গেছেন । তাই তিনি এখন তার ব 


আখ জাৰৰ এন্ড ও ৫ ০০০৫ প্রপও স্তন প কন্য এ ৩০৬ এ ত্য এ খান ৬ > উড ৮১৬১৯০ 


শব্দার্থে কুর-১/২৯__ 


fh 
4 
k 
k 


০ 


দে 


০০ 


a 


a ভে ডিউক ao He 


e 
il 
০০ 502৮5 


চিত 


55562505262 


শপ 


সর ক 
সি 


কি 
১ 


০০০১১৯০১৯১৬ 


অ 
Sa 


র 
্‌ 
র 


226 9৩2 এ 


কও পপ 98 


তা খেয়ে চি না 


ফেলবে 
ডিক রি অনেক তোমাদের কাছে নিশ্চয় 
সহকারে রসূল 


01259 পা 


4 5 AG 


ব্যক্তিই প্রতোক আলোকদানকারী কিতাব (অনেক EE p 
৯ 977 ke সী ন 
Ee TA 


তি ৷ 0৯% 2 5 ৮৬১৪] 85 
দিনে তোমাদের পুরহকার তোমাদের পূর্ণ প্রকৃতপক্ষে এবং মৃত্যুর EOE 


১৮৩. যারা বলে, “আল্লাহ আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে, আমরা কাউকে রসূল বলে মেনে নেব না, 
যতক্ষণ না সে আমাদের সামনে এমন এক কোরবাণী পেশ করবে যা আগুন (অদৃশ্য হতে এসে) খেয়ে ফেলবে”, 

তাদের বলঃ তোমাদের নিকট পূর্বে আমার অনেক রসূলই এসেছে, তারা বহু উজ্জ্বল নিদর্শনও এনেছিল, এবং 
তোমরা যে নিদর্শনের উল্লেখ করছ তাও তারা এনেছিল, এতদসত্বেও (ঈমান আনার জন্যে এ শর্ত পেশ করার 
ব্যাপারে) তোমরা যদি সত্যবাদী ও নিষ্ঠাবান হতে তবে সেই রসূলদের তোমরা কেন হত্যা করলে? 

১৮৪. এখন হে মোহাম্মদ, এরা যদি তোমাকে অস্বীকার করে তবে তোমার পূর্বেও বহু রসূলকে অমান্য করা 
হয়েছে যারা সুষ্পষ্ট নিদর্শন, সহিফা ও আলোকদানকারী কিতাব-সমূহ নিয়ে এসেছিল। 

১৮৫. অবশেষে প্রত্যেক ব্যজিবেই মরতে হবে। এবং তোমরা সকলে নিজ নিজ প্রতিফল পুরোপুরিভাবে 


88৮৬ 


ক্এন্ এ ৩ক ৩-্ এন এ সপ ৯ ৮ ৯৮৯১ ১১ প১১ জা ৬৬8১ লালা ৪ 


সূরা আলে-ইমরান.৩ ২২৭ 


টি 
৬৮০৪৬২০৯৫১২ ANA শর্ত এ তব ২৮ ০০৯ ৪৬৮৯ ৬৮ ৮২১৮৬ EAA VEER 


fi ৩ টেরি NS { 
tr ৮1৮ রে? SEL El Ee রা :| 
| 5 ৩ ও ৩৯১ নি উনি TID ৬ 1 
| দেস্জল ১১ তে প্রবেশ করানো এবং আগুন থেকে রক্ষা কর! অতঃপর |] 
॥ BAS 2 2 না নু be : 
ALG 22 BAAN NAS £1২3 781 
1 ০৮৩ 6227৯" 1৩০ ৯ ৬০৬৩ ৪৯০ ৩21 
/] তোমাদের অবশ্যই সামগ্রী এছাড়া দুনিয়ার জীবন লয় এবং | 
পরীক্ষা করা হবে 4 
৮] ৮৩ 2 ৫ প৩পুর্প ৪. এদেশ উপ তি ॥ 
৮৮৮৮৯ 3 IAG 1 
fl যাদের তাদের তোমরা অবশ্যই: এবং ও তোমাদের সম্পদ মধ্যে |/ 
& থেকে শুনবে, সমূহের ॥ 
২ ১৫৮ 2৫ 278 / 2 পি oz 
fl GN 02 3 A ডি AS 157 
€ শিরক করেছে (তাদের) হতেও এএবং তোমাদের পূর্বে কিভাব দেওয়া 
y যারা হয়েছে |' 
56172 / 0 (122, € 1 
ঃ =) ৩5১ lS lh UL ১ ১123 ০11 
LS এটা তবে তোমরাভাকওয়া ও তোমরা সবর কর যদি এবং অনেক কষ্টদায়ক ) 
JN নিশ্চয় অবলম্বন কর (কথা) |! 
[1 404. 5 24 পপ 2 /. 23222 ১৮ 5 
tL GE US BL টা 
| প্রতিশ্রুতি আল্লাহ্‌ নিয়েছিলেন 14711 কহ! এবং ব্যাপার 'দৃঢ় সংকল্ঠের অন্যতম lb 
K 
Nl রণ A gee rr h 
| 5 ০5৩ পি এ 1535 Gi 
1. না. এবং লোকদের জন্যে তা অবশাহ্‌ তোমরা কিতাব দেওয়া তোদের থেকে) / 
প্রচার করবে হয়েছিল যাদেরকে ) 
এ 
৪ 
| 


: 
1? 


পপ এ এসএ 


সফল হবে মূলতঃ সে ব্যক্তি যে জাহান্নামের আগুন হতে রক্ষা পাবে ও যাকে জান্নাতে 
দাখিল করে দেয়া হবে। তারপর এই দুনিয়া তো একটি বাহ্যিক প্রতারণাময় জিনিস। 
১৮৬. মুসলমানেরা! তোমাদেরকে জান ও মাল উভয় দিক দিয়েই পরীক্ষা করা হবে এবং তোমরা আহলি-কিতাব . 
ও মুশরিকদের নিকট "হতে অসংখ্য কষ্টদায়ক কথা শুনতে পাবে । এসব অবস্থায় তোমরা যদি ধৈর্যধারণ করে ও 
খোদার ভয় রক্ষা করে চলতে পার তবে নিশ্চয় এটা অত্যন্ত উচুদরের সাহসিকতার ব্যাপার । 
১৮৭, এসব আহলি-কিতাবদেরকে সে ওয়াদাও স্মরণ করিয়ে দাও যা আল্লাহ তাদের নিকট হতে গ্রহণ 
. করেছিলেন। তা এই যে, তোমাদেরকে কিতাবের শিক্ষা ও ভাবধারা লোকদের মধ্যে প্রচার করতে হবে, তা 
গোপন করে রাখতে পারবে না। 


ANNA Cc A TAA ANG হা জন aN eNatoe এ ২০৩৯৮৮৯৮৯৯৯ ৬৮৯ arr» তি ৫ 
2০৯৫ ১০০ rales b= 


০22৩2 DILDO TILL AST HCN IC NS I 


ও 2 2/ 


৬১০৯ 2০95 Sxl 0৩ 


আবর্তনে . ও পৃথিবীর ও আকাশ সমূহের সৃষ্টির 
রি ৮8৫2 sw 114 
৪ ০১৩০৪ 3১৯ ৯১ 

বুদ্ধিমানদের দন্যে অবশাই 

. নির্দশন সমূহ 

কিন্তু তারা কিতাবকে পিছনের দিকে ফেলে রেখেছে এবং সামান্য মূল্যে তা 

বিক্রয় করেছে, ইহা (তারা যা করছে তা) কতই না খারাপ কাজ! 

১৮৮. তোমরা এসব লোককে আযাব হতে সুরক্ষিত মনে করো না যারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত এবং 

এসব কাজের জন্যে তারা প্রশংসা লাভ করতে চায় যা মূলতঃ তাদের কৃত নয়। প্রকৃত পক্ষে তাদের জন্যে 

মর্মান্তিক শান্তি তৈরী রয়েছে। ্‌ 

১৮৯. যমীন ও আসমানের মালিক আল্লাহু এবং তার শক্তিই সর্বজরী ও সর্বশ্থাসী 

ক্ুকুঃ২০ 

১৯০. আকাশ ও পৃথিবীর সৃষ্টির ব্যাপারে এবং রাত ও দিনের আবর্তনে সে সব বুদ্ধিমান লোকদের জন্যে অসংখ্য 

নিদর্শন রয়েছে; 


ry (3 এট 
টি ৮, Yr বত শান্তি বাত ও অ তাক এ ৭ এ আব এখনকে আর সব এছ ত কত সস্তা ৯৮৬৮ সত.৬ ৯৯৯১৬৮৮৯১৮৯) 2৮১১৮ ২ 


০ পপ 


৮০১০৫ 


সস 


2 Te PATRAS PIPL PE DE AL AROSE TAC SR A AL ডি IEDC কেহ 


ltd চি ৯ নর ৯ 

32 2 ৫ £€ ১৮4৫ গতি Zw (32 
HGS 5 1১১৯৩ ১ ৩3 21 Os ৩৩০৪৬ 
/| তাদেরপার্খ সমূহের উপর এবং ৰসে ও দাড়িয়ে আল্লাহকে স্মরণ করে যারা 


fl (শুয়ে) 

h রণ পাতা তর 22272 11 ৫ A 2. পা ১০ তির তে >) 
৯ ৭৪ ৰ হি ৬এ ৬৬1 ৬ সহ বাড়ি, 

eo ডি ২০৮১১ | ঠা ও ৪ 2. 8 


না বলে) হে 
যারে পৃথিবীর ও আরশ মচলীর  সৃক্ছির বিষয়ে তারা চিতা গবেষনা আর 


Ee 


APA DPD a TR aT MT nT a ny ৩ 


Le 


রশ পপ ৯১৯১১ 


রে PANE A ALAN 22 % রর 1 ॥ 
cleus 9 ৬০০০০ ০৯৪৩ 1৩৪ EH । 
আগুনের 
A শান্তি(হতে) ১ তুমিই পবিত্র অর্থহীন এটা টি 
রি. (0/3724 24 ০০৫ oS AA TE 4A 
নি 5 ৯ ০৩১১৯) ৬৬০১ ডি] ৯৬৩ 75 ৩৩1 ভি ং্‌ 
মাই এবং তাকে তুমি অপমান 
১০, তাহলে আগুনে. প্রবেশ করাও যাকে pb হে আমাদের 
2 ris Z2 ন ৫ চি 2 23d 
2১৩০০ জন ও) ৬9 ৪১০০১ (০০ ৩৬০4) 
“এক আহ্বান আমরা শুনেছি নি হে আমাদের সাহায্যকারী কোন যালেমদের জন্যে 
রঃ | 
4৩ 5৮04 LZ 2৩৫ ০৩ 50৫৫ 
৩৩০১ oy sl ০ 9৩৯ ৫৯৬ 
আমরা 
উনএনইি 7০ উপ জিন “রি? টনিক ক 


I) 


১৯১. যারা উঠতে, বসতে, ততে- সকল অবস্থায়ই খোদাকে স্বরণ করে এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টি ও সংগঠন 
সম্পর্কে চিন্তা ও গবেষণা করে, (তারা স্বতঃক্কুর্তভাবে যলে উঠে) খোদা এ সবকিছু তুমি অর্থহীন ও উদ্দেশ্যহীন, 
সৃষ্টি করনি । তুমি উদ্দেশ্যহীন কাজের বাতুলতা হতে পবিত্র । অতএব হে খোদা, দোযখের আযাৰ হতে 
আমাদেরকে বাঁচাও । 

১৯২. তুমি যাকে দোষখে নিক্ষেপ করেছ তাকে বাস্তবিকই বড় অপমান ও লজ্জায় নিক্ষেপ করেছ । তাছাড়া এসব 
যালেমদের সাহাহ্যকারীও কেউ হবে না। 

১৯৩. খোদা! আমরা একজন আহবানকারীর আমন্ত্রন শুনতে পেয়েছি ঘে ঈমানের জন্যে আহবান জানাতেছিল 
(এবং বলতেছিল)যে, তোমরা তোমাদের. খোদাতা'আলাকে মেনে নাও । আমরা তার দাওয়াত কবুল করেছি, 


হু হত 0০2৯০৬০5225 


ৃ 
ৃ 


এ এব এ ৫০ এত তব্5 ৭ কক পৃ এ ৭ ০৯৮৯১৮৯০৯7৬ ৮৯ AIA MN ২০৯৮৮ ৮৯৮৯৯ ৮০৩৯ ৮৯৮৯ ৮৯ DINED ৯৯২৯৮ LYS TA) 


Lo ৫ পো AA - ES 

LOL ৫2 টনি 
বং আমাদের দো রড 'দূরকর ও জামাদেরঅপরাধ আমাদের মাফকর , হে আমাদের 
গুলোকে ঠা 


[৫ এর ৬ ভা ৫ ৫ 6G NE 


নিকট def যা আহাদেরকে: এবং হে আমাদের নেকলোকদের সাথে আমাদের মৃত্যু 
ওয়াদা করেছ দাও রব দাও 


ঠা , লে ৬৬ 322 FA 
92৬5! 2১৩ $)51 ৮ রা 2012 কো 5: রহ ~) 5 ৫5) 
ওয়াদার খেলাফ কর না মি হিরা রি আমাদেরকে না এবং তোমার 
তুমি অপমান করো 


৫ YS SEG 


DTT PTET aT DTT Ta DD PPD Pe AT IC 


১৯০১৯ 


অনোর 
(অর্থাৎ সমশ্রেণী তৃক্ত) 


অতএব হে আমাদের পরোয়ারদিগার। যে অপরাধ আমরা করেছি তা ক্ষমা কর, আমাদের মধ্যে যা কিছু অন্যায় ও 
দোষ-ফ্রুটি রয়েছে তা দূর করে দাও এবং নেক লোকদের সংগে আমাদের শেষ পরিণতি সম্পন্ন কর। 

১৯৪. খোদা। তুমি তোমার রসূলদের মাধ্যমে আমাদের সাথে যে ওয়াদা করেছ তা পূর্ণ কর এবং কিয়ামতের দিন 
আমাদেরকে লজ্জার সন্ুখীন করো না । নিঃসন্দেহ যে, তুমি কখনোই ওয়াদা খেলাপকারী নও । 

১৯৫. উত্তরে তাদের খোদা বললেন, আমি তোমাদের মধ্যে কারো কাজকে বিনষ্ট করে দিব না, পুরুষ হোক কি 
স্ী-তোমরা সকলেই সমজাতের লোক। 


আচ ও 
Ta 


HOR BE SRE খা 


a, 


০ সেন 


৯ 
[3 


NaN aN এ এ 4৯০২৭ ৫১২ FRA AIRE NARS ও পিউ. এপ জা চপ ৬ 5১৮ EAT এ সস axa, 


ই ; এল > টি 
96১ 02 15৯ 1১১৯৩ ৩৬৪৩ 
তাদের দা হতে বহিষ্কৃত হয়েছে হিজরত ফরেছে যারা কাজেই 
7564 £4! 2,2 ১5 2127 PA 
Dx 1255 215৩5 2 0১৯৯0315১21 2. 
আমি নিহত ও ডা এবং আমার পথে 87421 এবং 

দূর করে দেবই 
টি ১০ 4 সরা এটি 


৩5 ও তু AGS 2 পি ৮৫১৮ 


bs 220) 554 ১3 (১ & 
(আছে) (এমন যে) 


৬ BE ্ 9575 ৩০ 


'তাদের দেখগূ্ণ) নিল 
\ যারা এ চলাফেরা দেয় (ত্র) 


৮০ ৫ 42 রাও UY pre 
১৮১৩ 5 ৩6৬ ৬ 62 ও সহ 
বা এরপর | 
হবে 


অতি সামান্য (ET দেশে দেশে 
ও ক্ফুর্তি 


928৮ ০৬. ন 


বিশ্রামন্থল ০ এবং 


কাজেই যারা একমাত্র আমারই জন্যে নিজেদের জন্মভূমি পরিত্যাগ 
করেছে, আমারই পথে নিজেদের ঘরবাড়ী হতে বহিষ্কৃত হয়েছে ও নির্যাতিত হয়েছে এবং আমারই জন্যে লড়াই 
' করেছে ও নিহত হয়েছে তাদের সকল অপরাধই আমি মাফ করে দেব এবং তাদেরকে আমি এমন বাণিচায স্থান 
দেব যার নীচহতে বর্ণাধারা প্রবাহিত হবে। খোদার নিকট ইহাই তাদের প্রতিফল; আর উত্তম প্রতিফল একযাত্র 
খোদার নিকটই পাওয়া যেতে পারে। 
. ১৯৬. হে নবী, দুনিয়ার রাজ্য সমূহে খোদার নাফরমান লোকদের দক্তপূর্ণ চলাফেরা তোমাকে যেন প্রতারিত করতে 
না পারে। | 
১৯৭, এটা কয়েকদিনের জীবনে স্বল্প আনন্দ মাত্র, অতঃপর এরা সকলে জাহান্নামে প্রবিষ্ট হবে, আর তা হচ্ছে 


2 ২৩২ পার.8. 


তা 224 226/ ৩ ৫৩০ K 

h ৩৬ (৪১৯৩ ৫ ~*~ cat ৫৬৫ ্ ৰ 
| সন দল প্রবাহিত হৰে জান্রাতসমূহ প্রা যু কিন্তু 
fl w w 22 5 2 
৮৫৯) ৬৩ 03৮ GS ০৬৯৯ ১৯১৭) 

আল্লাহর ং আল্লাহর নিকট হতে মেহমানদারী তার মধ্যে জিকা টির ঝর্ণাধারা 

f য (পাবে) “ 

2 টা |: 


৩৩ AS ১02 6L 5 61735 


অবশ্যই যে 77 আহলি মধ্য নিশ্চয় . এবং 
(এমনও আছে) ৃ 
? 


১৯৮. পক্ষান্তরে যারা খোদাকে ভয় করে জীবন যাপন করে তাদের জন্যে এমন বাগিচা নির্দিষ্ট রয়েছে যার 
| নিদ্রদেশ হতে ঝার্ণাধারা প্রবাহিত হচ্ছে; সেখানে তারা চিরদিন থাকবে । খোদার নিকট হতে মেহমানদারীর এটাই 
| সরঞ্জাম তাদেরই জম্যে, আর খোদার নিকট যা কিছু আছে নেক লোকদের পক্ষে তাই উত্তম জিনিস। 

1] ১৯৯. আহলি-কিতাবদের মধ্যেও কিছু লোক এমন আছে যারা. আল্লাহকে মানে, তোমাদের প্রতি প্রেরিত 
কিতাবকে বিশ্বাস করে এবং এর পূর্বে স্বয়ং তাদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছিল তার প্রতিও তারা 
বিশ্বাস রাখে; তারা খোদার প্রতি নিষ্ঠাবান, অবনত এবং খোদার আয়াতকে সামান্য-নগন্য মূল্যে ধিক্রিকরে দেয় 
না; তাদের প্রতিফল তাদের খোদার নিকট মওজুদ রয়েছে, আর আল্লাহ হিসাব সম্পূর্ণ করতে দেরী করেন না। 


Aa ALT PD Toa Ta PDP nT PT" 


oY 
স্টিল aa a We a ন 


ae a 


1 পি ৯৬ ৯ ৯ ৯১৯ ক ৬ ই ৯ ta 


শসা আলে-হমরান.৩ ২৩৩ পারা.৪ র্‌ 


জু হে + 
০৭৩ KOA CA ১৬৯১২ ৯৮৬ ৮৯ ৮৯ ৬ পা ৮৯১৯২৩০৪৩৫৫ এ রা কত InN SF PRY J 


ETS ৮৫৮6 ১০৮ / রর 1১৮-১ 2/1 পাঠ ৬ ৰণ 
১০1১2) 21১9০ > bel rel 2৩1 20 
তোমর! খত্ৃত এবং ধৈর্ষে দৃঢ় থাক ও চমত হর ঈমান এনেছ যারা ছে. 
on থাক 


r 
46 


AENEAN Ae TAA ৫ 

© OL 42 dbl lls 

সফলকাম হবে আশাকরা যায় আল্লাহকে তোমরা এবং 
তোমরা তয়কর 


২০০, হে ঈমানদারের!, ধৈর্য অবলম্বন কর, বাতিলপন্থীদের মোকাবিলায় দৃঢ়তা ও অনমনীয়তা প্রদর্শন কর, 
সত্যের খেদমতে জন্যে সর্বক্ষণ প্রস্তুত থাক এবং খোদাকে ভয় কর্মতে থাক; আশা আছে যে, ভোমরা কল্যাণ 


লাভ করতে পারবে। 


পু 


২২৯১১০১১০০১ 
৩৫৫৫৫ পিউ কত সব তে করবি তি বিলাপ ৬৯ ১৮১৯৯ সু atoll niAafnt ২০১ 


গৰ্দার্থে কুর-১/৩০__ 


বাংলা ভাষায় এ পর্যন্ত পবিত্র কোরআন মজীদের বেশ কয়েকটি সরল অনুবাদ ও তাফসীর প্রকাশিত হয়েছে । এসব 
অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা জানা অনেকাংশে সহজ হয়েছে । তবে যারা দ্বীনি মাদ্রাসায় 
প্রাথমিক পর্যায়ে অধ্যয়ন করেছেন অথবা ইংরেজী শিক্ষিত হওয়া সত্তেও দ্বীনের দা'য়ী হিসেবে আল্লাহ্‌র বান্দাদের মধ্যে দ্বীনের 
দাওয়াত পৌছে দিচ্ছেন তাদের জন্য সরাসরি আরবী শব্দ বুঝে পবিত্র কোরআনের ভাবার্থ অনুধাবন করার মত তর্জমার অভাব 
রয়েছে। এ দিকে লক্ষ্য রেখে আজ হতে প্রায় ১৫ বছর পূর্বে পবিত্র কোরআনের শাব্দিক তর্জমার কাজ শুরু করি। প্রায় ১৪ 
বছরের মেহনতের পর মহান আল্লাহ তৌফিক দিয়েছেন এ কাজ সম্পূর্ণ করার । 

এ কাজে সব থেকে বেশী সহায়তা পেয়েছি আমার কর্মজীবনের শ্রদ্ধেয় সহকর্মী মোহাদ্দেস ও মোফাস্সেরগণের যারা 
আল-আজহার, দামেস্ক, খার্তুম, পবিত্র মক্কা ও মদীনা শরীফের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছেন৷ মহান আল্লাহ 
তাদেরকে যথাযোগ্য প্রতিফল দিন। যে সব তাফসীর ও তর্জমার সহযোগীতা নিয়েছি তার মধ্যে রয়েছেন মিশরের প্রখ্যাত 
মুফাস্সের মুফতী হাসানাইন মাখলুফের কালিমাতুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসীর. সাফাওয়াতুত্‌ 
তাফসীর, মা'আরেফুল কোরআন, তাফসীরে আশরাফী, শায়খুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান ও শায়খুল ইসলাম 
হযরত মাওলানা শাব্বির আহম্মাদ ওসমানীর তাফসীর ও তর্জমায়ে কুরআন । মূলতঃ পবিত্র কোরআনের শাব্দিক তর্জমার মূল 
অবলম্বন তার এই বিখ্যাত শাব্দিক তর্জমা । এছাড়া মক্কা শরীফের উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ভূতপূর্ব অধ্যাপক 
ডঃ আব্দুল্লাহ আব্বাস নদভীর Vocabulary of the Holy Quran, মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহসীন খানের 
Interpretation of the meanings of the Noble Quran, (এতে তাবারী, ইবনে কাসীর ও আল কুরতুবীর সার সংক্ষেপ 
রয়েছে) ও অধ্যাপক ইউসুফ আলীর The Quran, Translation and Commentry এ তর্জমার ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রন্থ 
হিসেবে কাজ করেছে । তবে শাব্দিক তর্জমা দ্বারা অনেক সময় পবিত্র কোরআনের আয়াতগুলোর বক্তব্য অনুধাবন সম্ভব নয় । 
তাই শব্দার্থের সাথে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রঃ)-এর তর্জমায়ে কুরআন হতে সূরার 
নামকরণ, শানে নুজুল, বিষয়বস্তু, ভাবার্থ ও টিকা সংযোগ করেছি যাতে মর্মার্থ বুঝতে অসুবিধা না হয় । 

শব্দার্থ থেকে ভাবার্থ অনুধাবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে । যেমন- (১) কোন কোন শব্দের এক জায়গায় 
এক অর্থ, অন্য জায়গায় অন্য অর্থ করা হয়েছে। স্থান ও প্রসঙ্গ ভেদে অর্থের এ বিভিন্নতা হতে পারে । অনেক সময় এ শব্দের 
আগে বা পরে কিছু সহকারী শব্দ আসার কারণেও এ পরিবর্তন আসতে পারে । (২) কোন কোন আরবী শব্দের নীচে আদৌ 
কোন বাংলা অর্থ নেই । অনেক সময় এ ধরনের শব্দ, বাক্য গঠনের পূর্বে ব্যবহার করা হয়, এর কোন পৃথক অর্থ থাকে না। 
পুরো বাক্যের উপরই এর অর্থ প্রকাশ পায়। (৩) যেসব ক্ষেত্রে দু'টি আরবী শব্দ মিলে একটি বাংলা শব্দ হয়েছে, সেখানে 
আরবী শব্দ দুটোর নীচে মাঝখানে বাংলা প্রতিশব্দটি সেট করা হয়েছে । (8) কোন কোন শব্দের নীচে বা আগে-পরে বাংলা 
শব্দ দেওয়ার পর বন্ধনীর মধ্যে আরও কিছু শব্দ যোগ করা হয়েছে, যাতে অর্থটি আরও স্পষ্ট হয়ে যায়। (৫) পবিত্র কোরআনে 
আখিরাতের বিশেষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে অতীত কাল ব্যবহার করা হয়েছে এগুলো এমন, যেন ঘটনাটি ঘটেই গিয়েছে; এতে 
অতীত কাল ব্যবহার হলেও তর্জমায় ভবিষ্যত কাল (অর্থাৎ এমন ঘটবেই) ব্যবহার করা হয়েছে । মোট কথা হলো, পবিত্র 
কোরআনের অর্থ শিক্ষার ক্ষেত্রে শব্দার্থের সাথে মর্মার্থ অবশ্যই পড়তে হবে । এছাড়া সূরার নামকরণ, শানে নুজুল, এতিহাসিক 
পটভূমিকা ও বিষয়বস্তু পড়ার পর পবিত্র কোরআনের আয়াতগুলো অর্থসহ অধ্যয়ন করতে হবে। এভাবে কমপক্ষে দু'-তিন 
পারা বুঝে পড়তে পারলে অন্যান্য অংশের অর্থ অনুধাবন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ্‌। এর পরও গভীরভাবে কোরআন 
সবচেয়ে বড় প্রয়োজন হল বাস্তব ময়দানে দ্বীনের দাওয়াত পেশ ও নিজের জীবনে তা বাস্তবায়ন করা। এভাবেই পবিত্র 
কোরআনের মর্মার্থ তার অনুশীলনকারীর সামনে সুস্পষ্ট হয়ে উঠবে । মহান আল্লাহ আমাদের সবাইকে এর তৌফিক দান 
করুন। 

সর্বশেষ মহান আল্লাহ রাববূল আ'লামীনের কাছে সীমাহীন শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এ কাজের তৌফিক 
দান করেছেন । এতে যা কিছু অনিচ্ছাকৃত ক্রুটি হয়েছে তার জন্য তারই কাছে ক্ষমা চাচ্ছি। আর এ প্রচেষ্টাকে তিনি যেন আমার 
নাঘাতের অসিলা খানান_ এ দোয়াই করছি। 


চে 


GT RS ns 6 HCN 


অবতীর্ণ হওয়ার সময় ও বিষয়-বস্তু আলোচনা 


চা এই সূরাটি বিভিন্ন ভাষণের সমন্বয় । এটা সম্ভবতঃ তৃতীয় হিজরী সনের শেষ ভাগ হতে শুরু করে ৪র্থ হিজরীর 
Be শেষ কিংবা ৫ম হিজরীর প্রথম ভাগ পর্যন্ত বিভিন্ন সময়ে অবতীর্ণ হয়েছে। কোন স্থান হতে কোন স্থান পর্যস্তকার 
মী আয়াত এক একটি ভাষণের প্রসংগে নাযিল হয়েছে এবং ঠিক কোন সময়ে তা নাযিল হয়েছে তা নিশ্চিত করে 
রনী বলা মুশকিল। কিন্তু কোন কোন আদেশ ও ঘটনা সম্পর্কে এমন কিছু ইশারা পাওয়া যায় যার অবতীর্ণ হবার 
শট সময় ও তারিখ আমরা অন্যান্য বর্ণনার সাহায্যে জানতে পারি। এ জন্যে এর সাহায্যে এই সূরার বিভিন্ন ভাষণের 
ঘট যাতে এই সব আদেশ ও ঘটনার দিকে ইংগিত উল্লেখ হয়েছে- বাহ্যিক দৃষ্টিতে একটি সীমা নির্ধারণ করা যেতে 
| পারে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, মীরাস বন্টন ও ইয়াতীমদের হক সম্পর্কীয় বিধান ওহুদ যুদ্ধের পর নাযিল হয়েছে 
হুট) কেননা এই যৃদ্ধেই মুসলমানদের সত্তর জন লোক শহীদ হয়েছিল৷ মদীনার ন্যায় একটি ক্ষুদ্র উপ-শহরে এই 
দুর্ঘটনার কারণে শহীদদের মীরাস কিভাবে বন্টন করা হবে এ সম্পর্কে এবং যেসব ইয়াতীম শিশু তারা রেখে 
গা গিয়েছেন তাদের অধিকার কিভাবে রক্ষিত হবে এই প্রশ্ন বহু পরিবারের সন্মুখেই প্রকট হয়ে দেখা দেয়। আমরা 
পু ধারণা করতে পারি যে, সূরার প্রাথমিক চারটি রুকু ও পঞ্চম রুকুর প্রথমোক্ত তিনটি আয়াত সম্ভবতঃ এই সময় 
টে হাদীসের বর্ণনাসমূহে ভয় কালীন নামায (যুদ্ধকালীন নামায) পড়ার উল্লেখ পাওয়া যায় 'জা-তুর-রিকা' যুদ্ধ 
রদ! প্রসংগে । এই যুদ্ধ ৪র্থ হিজরী সনে সংঘটিত হয়েছিল। এ জন্যে মনে করা যেতে পারে যে, সূরার যে ভাষণাংশে 
ছু ভয় কালীন নামায পড়ার রীতি-নীতির বিবরণ রয়েছে (১৫ রুকু) তা উল্লেখিত সময়ের কোন এক মুহূর্তে নাযিল 
হর হয়েছিল। 

| মদীনা হতে বনী-নজীর গোত্রের বহিষ্কার ৪র্থ হিজরীর রবিউল আউয়াল মাসে হয়েছিল। কাজেই এই সূরার যে 
হর] অংশে ইয়াহুদীদেরকে সর্বশেষ সতর্কবাণী শোনানো হয়েছিল এই বলে যে, “ঈমান আন” _অন্যথায় মুখ-মন্ডল 
লা বিকৃত করে পিছনের দিকে ঘুরিয়ে দেয়া হবে” সেই অংশ তার পূর্বে কোন এক সময়ে অবতীর্ণ হয়েছিল। 


চুল| পানি না পেলে' তায়াম্মুম করার অনুমতি দেয়া হয়েছিল বনী মুস্তালিক যুদ্ধের সময় । এ যুদ্ধ সংঘটিত হয়েছিল ৫ম 
| হিজরী সনে। কাজেই যে অংশে তায়াম্মুমের উল্লেখ রয়েছে তা এরই নিকটবর্তী কোন এক সময়ে নাযিল হয়েছিল 


টি ৬ 


:: বলে মনে করতে হবে। (৭ম রুকু) ২ 
নাযিল হওয়ার উপলক্ষ ও বিষয়-বস্তু : 


এরূপ আলোচনা হতে সমগ্র সূরাটি অবতরণ কাল মোটামুটি জেনে নেয়ার পর সে সময়কার ইতিহাস আলোচনা 
করা আবশ্যক । এই আলোচনা হতে সূরার আলোচ্য বিষয়সমূহ সুষ্পষ্টরূপে বুঝতে বিশেষ সাহায্যে হবে । 


এ সময় নবী করীমের (সঃ) সামনে যে বিরাট কাজ ছিল তাকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে । হিজরতের 
পর মুহূর্তেই মদীনার ও তার আশে-পাশে যে নতুন সুসংবদ্ধ সমাজ গঠনের সূচনা হয়েছিল তার ক্রমবিকাশ দান 
হর! এবং জাহেলী যুগের পুরাতন রীতি-নীতি ও স্বভাব নির্মূল করে নৈতিক চরিত্র, তমদ্ছুন, সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র 
পা পরিচালনার নতুন আদর্শ প্রচলন করাই ছিল সর্বপ্রথম কর্তব্য। দ্বিতীয়, আরবের মুশরিক, ইয়াহ্দী উপ-জাতি ও 
is | কিক ত ভি রি ত বি ক 


চা নি লহ হে ভা চারি ভরি তি RM... 


anne we we 


Ow al wane 


রাশি 


তে টিটি ইজি জি 
অধিকতর সম্প্রসারিত করা, আরও অসংখ্য জনগণের মন ও মগজকে তার প্রতি আকৃষ্ট ও অনুগত করে তোলা । 
এই সময় আল্লাহর নিকট হতে যতগুলি ভাষণ নাযিল হয়েছে তা সবই এই তিনটি বিভাগের সাথে সংশ্লিষ্ট । 


ইসলামী সমাজ গঠন সম্পর্কে সুরা বাকারায় যে নির্দেশ-উপদেশ দান করা হয়েছিল বর্তমান পর্যায়ে এই সমাজের 
আরো অধিক আদেশ-উপদেশের প্রয়োজন ছিল। এই জন্যই সূরা নিসার এই ভাষণসমূহে এ সম্পর্কে অধিক 
বিস্তারিত রূপে আলোচনা করা হয়েছে । মুসলমানগণ তাদের সামাজিক ও সামগ্রিক জীবন ইসলামী আদর্শ 
অনুযায়ী কিভাবে গঠন করবে তা এতে বিবৃত হয়েছে। পরিবার সংগঠনের নিয়ম পদ্ধতিও এতে বলে দেয়া 
হয়েছে, বিবাহ-শাদীর উপর নানা প্রকার নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, সমাজ জীবনে স্ত্রী-পুরুষের সম্পর্ক- 
সম্বন্ধের সীমা নির্ধারণ করা হয়েছে, ইয়াতীমদের 'হরু' ঠিক করা হয়েছে, মীরাস বন্টনের নিয়ম-ধারা ঠিক করা 
হয়েছে, অর্থনৈতিক জীবনকে সুসংবদ্ধ ও সুসংগঠিত করার জন্য প্রয়োজনীয় উপদেশ দেয়া হয়েছে, পারিবারিক 
ঝগড়া-বিবাদ ও মন কষা-কষির মীমাংসার পন্থা শিক্ষা দেয়া হয়েছে, দন্ড-বিধি আইনের ভিত্তি স্থাপনও করা 
হয়েছে। মদ্যপান নিয়ন্ত্রণ করা হয়েছে, পবিত্রতা লাভের জন্য বিভিন্ন আইন জারী করা হয়েছে, আল্লাহ ও 
মানুষের সংগে একজন নেককার ব্যক্তির কী ধরনের সম্পর্ক হওয়া উচিত তা মুসলমানদের বলে দেওয়া হয়েছে। 
মুসলমানদের আভ্যন্তরীণ জামাআতী সংগঠনের দৃঢ়তা ও সংহতি বিধানের জন্য প্রয়োজনীয় উপদেশ দান করা 
হয়েছে। আহলি-কিতাব লোকদের নৈতিক ও ধর্মীয় আচরণের সমালোচনা করে মুসলমানদেরকে সতর্ক করে 
দেয়া হয়েছে যেন তারা এই সব পূর্বগামীদের পদাংক অনুসরণ হতে বিরত থাকে । মুনাফিকদের আচার- 
আচরণের সমালোচনা করে প্রকৃত ও সত্যকার ঈমানদারীর পরিচয় কি হতে পারে তা বিশ্লেষণ করা হয়েছে এবং 
ঈমান ও মুনাফেকীর তারতম্যপূর্ণ বৈশিষ্ট্য সুস্পষ্ট করে প্রকাশ করা হয়েছে। 


সংস্কার-বিরোধী শক্তিসমূহের সংগে যে দ্বন্দ ছিল ওছুদের যুদ্ধ সংঘটিত হওয়ার পর তা অধিকতর নাজুক হয়ে 
দেখা দেয়। ওহুদের পরাজয়ে চতুষ্পার্শস্থ মুশরিক গোত্র, ইয়াহুদী প্রতিবেশী ও ঘরের মুনাফিকদের সাহস খুবই 
বৃদ্ধি পায় এবং মুসলমানগণ চতুর্দিক হতে কঠিন বিপদে পরিবেষ্টিত হয়ে পড়ে । এইরূপ অবস্থায় আল্লাহতা'আলা | 
একদিকে অত্যন্ত তেজপূর্ণ ভাষণের সাহায্যে মুসলমানদেরকে প্রতিরোধ কার্যের জন্য উদ্বুদ্ধ করেন অপর দিকে | 
যুদ্ধাবস্থায় কাজ করার জন্যে তাদেরকে বিভিন্ন জরুরী উপদেশ দান করেন । মদীনায় মুনাফিক ও দুর্বল ঈমানের দু 
লোকেরা সকল প্রকার বিভীষিকাপূর্ণ খবরা-খরব প্রচার করে চরম হতাশা সৃষ্টির চেষ্টা করছিল। আদেশ করা 
হয়েছিল যে, এই ধরণের প্রত্যেকটি খবরকেই সর্ব প্রথম দায়িত্বশীল লোক পর্যন্ত পৌছাতে হবে এবং তিনি 
যতক্ষণ কোন খবরের সত্যাসত্য যাচাই করে না নেবেন ততক্ষণ যেন কোন খবরই প্রচার না হয়। 


এই মুসলমানদের বারবার বিভিন্ন প্রকার সামরিক মিশনে ও ক্ষু্র-বৃহৎ যুদ্ধে গমন করতে হত এবং প্রায়শঃ এমন | 
সৰ এলাকা অতিক্রম করতে হত যেখানে পানি পাওয়া যেত না। এজন্য তখন অনুমতি দেওয়া হল যে, পানি | 
পাওয়া না গেলে গোশল ও অজু উভয়েরই পরিবর্তে তায়াম্মম করা যেতে পারে। উপরুত্ত এরূপ পরিস্থিতিতে | 
নামায সংক্ষেপ করারও অনুমতি দেয়া হল এবং বিপদ ঘনীভূত সময়ে-ভয়-কালীন নামায পড়ার নিয়ম-পদ্ধতিও | 
বলে দেয়া হল। আরবের বিভিন্ন এলাকায় যে সব মুসলমান কাফের-গোত্রের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় জীবন-যাপন প্রি 
করছিল এবং অনেকে যুদ্ধের আওতায় পড়ে জীবন দান করতে বাধ্য হ'ত তাদের ব্যাপারটি মুসলমানদের পক্ষে ৪ 
অত্যন্ত জটিল ও মর্মান্তিক হয়ে দেখা দিল। এ সম্পর্কে ইসলামী জামায়াতকে একদিকে বিস্তারিত উপদেশ দান | 
করা হল, অপরদিকে বিচ্ছিন-বিক্ষিপ্ত ও কাফের পরিবেষ্টিত মুসলমানদেরকে হিজরত করে দারুল ইসলামে 
সমবেত হওয়ার জন্য নির্দেশ দেয়া হল। রি 


| ইয়াহুদীদের মধ্যে বনী নজীর গোত্রের আচরণ বিশেষ তাবে শক্রতামূলক ছিল । তারা সম্পাদিত চুক্তি সমূহ 
| প্রাকশ্যভাবে ভংগকরে ইসলামের দুশমনদের সাথে সম্পর্ক স্থাপন করছিল । অপর দিকে মদীনায় স্বয়ং নবী 
শট করীম(সেঃ).এবং তার জামাআতের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করার কাজে ব্যস্ত হয়েছিল । তাদের এরূপ 
শট আচরণের তীব্র সমালোচনা করা হয় এবং সুস্পষ্ট ভাষায় তাদেরকে সতর্ক করে দেয়া হয়। এর অব্যবহিত পর 
নট মদীনা হতে তাদেরকে বহিষ্কার করা হয়। 

পু মুনাফিকদের বিভিন্ন উপদলের কর্মনীতি বিভিন্ন ধরনের ছিল। ফলে কোন ধরনের মুনাফিকদের সংগে কোন 
চহ| ধরণের আচরণ করা উচিত তা ঠিক করা মুসলমানদের পক্ষে কঠিন হয়ে দাড়ায় । এজন্য এই সকল শ্রেণীর 
| মুনাফিকদের আলাদা আলাদা উল্লেখ করে তাদের সহিত কিরূপ ব্যবহার করা উচিত তা বিশ্লেষণ করা হয়েছে। 
লট নিরপেক্ষ ছুক্তি-সম্পন্ন গোত্র সমূহের সাথে মুসলমানদের আচরণ কিরূপ হওয়া উচিত তাও বিস্তারিত রূপে বলে 
] দেয়া হয়েছে। 

[| সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল মুসলমানদের চরিত্র নির্মল হওয়া। কেননা এই সাংঘাতিক ধরণের ছন্দ ও 
লী সংগ্রামে একমাত্র উন্নত ও নির্মল চরিত্রের সাহায্যেই জয়লাভ করা সম্ভব হতে পারে । এজন্যে মুসলমানদের উন্নত 
| ধরনের চরিত্র শিক্ষাদান করা হয় এবং তাদের সামাজ-জামা'আতে যে দুর্বলতাই দেখা গিয়েছে তারই উপর 
|| আপত্তি জানানো হয়েছে। 

আদর্শ প্রচার ও আদর্শ গ্রহণের আহ্বান জানানোর দিকটিও এই সূরায় পরিত্যক্ত হয়নি। জাহেলী আদর্শ, সভ্যতা 
শু! ও তমদ্দুনের বিপক্ষে ইসলাম যে ধরনের নৈতিক চরিত্র ও তমদ্দুনিক সংশোধনের দিকে গোটা দুনিয়াকে আহ্বান 


| জানাচ্ছিল তার ব্যাখ্যা ও বিশ্লেষণ করা ছাড়াও ইয়াহুদী, খৃষ্টান ও মুশরিক এই তিন শ্রেণীর লোকদের ভ্রান্ত 
রা] ধার্মিকতা ও ধর্মীয় ধারণা এবং ভুল চরিত্র ও ভ্রান্তিপূর্ণ কাজ-কর্মের সমালোচনা করে তাদেরকে এই সূরায় 
প্র একমাত্র সত্য দ্বীন ইসলাম কবুল করার আহবান জানানো হয়েছে। 


7 শা 


35৫, 


চরিশ তার রুকু (সংখ্যা) মাদানী আন-নিসা সূরা (৪) একশত ছিহাত্তর সি 


০৪১৮1৯৮7৪০৪ 


অতীব মেহেরবান অশেষ দয়াবান - আল্লাহর নামে (শুরু করছি) 


LEIA ol 12291 (১৩ ও 


থেকে তোমাদের সৃষ্টি করেছেন যিনি তোমাদের রবকে তোমরানভয় কর মানবজাতি 


৩5 ও 5 ৫১ Bis FES ৮১৮ ০৪ 


ছড়িয়ে তার থেকে তিনি একটি প্রাণ 
থেকে দিয়েছেন ? আব) (অর্থাৎ আদম (আঃ) 


22 ৫ ₹ ১৯৫ Ar 
5575 (৬১ 29) 121 রি ৪ 55 ৯১৩) 
তোমরা এবং রা হি লেক ell Gus 
ভয়কর (অনেক) 


al ul WAVE EET Ae 


টিসি an) a Sn SC a iw wn ws Sa xd CWS সত কত 


(BIBL 


Oat at ac সতত 


না এবং তাদের মাল সম্পদ য়াতীমদেরকে তোমরা এবং 
সমূহ (ফেরত) দাও. 


রুকু-১ 
১. হে জনগণ! তোমাদের রবকে ভয় কর যিনি তোমাদেরকে একটি ‘প্রাণ’ হতে সৃষ্টি করেছেন, তা হতেই তার 
জুড়ি তৈরী করেছেন এবং এই উভয় হতে বহু সংখ্যক পুরুষ ও স্ত্রীলোক দুনিয়ায় ছড়িয়ে দিয়েছেন। সেই 
আল্লাহকে ভয় কর যার দোহাই দিয়ে তোমরা পরষ্পরের নিকট হতে নিজের নিজের হক দাবী কর। এবং 
আত্মীয়সূত্র ও নিকটত্বের সম্পর্ক বিনষ্ট করা হতে বিরত থাক। নিশ্চিত জেনো যে, আল্লাহ তোমাদের উপর কড়া 
দৃষ্টি রাখছেন। 

২. ইয়াতীমদের মাল-সম্পত্তি তাদের নিকট ফিরিয়ে দাও, ভাল মাল খারাব মালের সাথে বদল করো না 


nn রিনি আল 2222 হি যি রবের ব্হন্র ন্হশ্রশ্হশ্রশ্রশ্রশ্রশ্মল্ড 


La এ) জা জর) | F | | ৰ 
Career naa ana aa aac an 


শপ 
a) 
e 
মর. 
যি 
সি 
রি 
০8 
এ, 
রি গা 
7 
নট 
EB. 
a 
[রি 
= 
টি 
ছা, 
al 
Lf 
রঃ 
রি 
এ 
০ 
ছা. 
2 
a 
EL. 
a] 
জা 
০৪ 
রি 
a 
a 
a 
AH 
০৪ 
El. 
পে 
LG 
a 
a. 
i) 
স্‌ 
৪ 
রঃ 
Ry 
a 
রী, 
-B 
el 
ন) 
Fg 
টা 
Ml. 
|B 
জা. 
A | 
[al 
2D 
A 
Lay 
hall 
LB 
ml 
৪ 
মি 
জা. 
এ 
জা, 
Ee 
নি 
ey 
EL. 
০.৪ 
ছা, 
শি, 
ছা 
রগ 
5) 
Ll 
নর 
ইঃ 
I) 
৯ 
2 
2 
a 
EL. 
Ca 
ol 


PENI BAN 


১৪৮৮ চট 


তাদের মাল সমূহকে 


97 22 7 ওত ২ তা 4৫ 
৩১১ ০ 2S ও ৩ ০৬ ০০১) র্‌ 
রর এবং টা হলো তানিশ্চয়ই চু 


রি ৫ 2 পো 1৮5 
2b টু SE ০৩ 
(অন্য স্বাধীনা) মধ্যহতে তোমাদের জন্য পছন্দনীয় যা তোমরাবিয়েতবে ম্লাতীমদের প্রর্তি 
রা কর 
172 
৬০৬ ৪ 
তিন বা 
পপ এবং তাদের মাল তোমাদের মালের সাথে মিলিয়ে হজম করে ফেলো না । এ অত্যন্ত বড় গুনাহ। 
£] ৩. তোমরা যদি ইয়াতীমদের প্রতি অবিচার করাকে ভয় কর তবে যে সব স্ত্রীলোক তোমাদের পছন্দ হয়, তন্মধ্য 
রা হতে দুই দুই, তিন তিন, চার চার, জনকে বিয়ে করে নাও১। কিন্তু তোমাদের মনে যদি আশংকা জাগে যে, 
৪] তোমরা তাদের সাথে ‘ইনসাফ’ করতে পারবে না তাহলে একজন স্টরাই গ্রহণ কর২; রর 
£4 ১. একথা লক্ষ্য করার বিষয় যে, একাধিক স্ত্রী বিবাহের অনুমতি দেয়ার জন্য এ আয়াত নাযিল হয়নি । কারণ এ পু 
শট. আয়াত নাযিল হবার পূর্ব থেকেই তা’ বৈধ ছিল এবং রসুলে করীমের (সাঃ) ও সে সময়ে একাধিক বিবি চু 
বর্তমান ছিলেন। আসলে যুদ্ধে শহীদদের এতিম সন্তান-সন্ততির সমস্যা সমাধানের জন্য এই আয়াত নাযিল 
হয়েছে যে, যদি তোমরা এমনিতেই এতিমদের হক আদায় করতে না পারো; তবে তোমরা সেই স্ত্রীলোকদের ( 
বিবাহ কর যাদের কাছে এতিম সন্তান-সন্ততি রয়েছে। ন্‌ 
সমস্ত ফিকাহ্বিদগণ এ সম্পর্কে সম্পূর্ণ একমত যে, এই আয়াতের দ্বারা স্ত্রীদের সংখ্যা নির্দিষ্ট ও সীমাবদ্ধ চু 
করে দেয়া হয়েছে এবং একসংগে চারের অধিক স্ত্রী গ্রহণ নিষিদ্ধ করে দেয়া হয়েছে। এছাড়া এই আয়াত [৪ 
একাধিক স্ত্রী গ্রহণের অনুমতি দেয় বিচার-ইনসাফের শর্তে । যে ব্যক্তি এই ইনসাফের শর্ত পূর্ণ করে না অথচ [$ 
একাধিক স্ত্রী গ্রহণের অনুমতির সুযোগ গ্রহণ করে সে আল্লাহতা*আলার সংগে ধোকাবাজির অপরাধ করে। | 
যে বা যেসব স্ত্রীদের প্রতি ইনসাফ হয় না ইসলামী রাষ্ট্রের আদালতের তাদের অভিযোগ শ্রবণ করে যথাযথ | 
ব্যবস্থা গ্রহণের অধিকার রয়েছে। পাশ্চাত্য মতবাদ ও ধারণার দ্বারা বিজিত ও বিব্রত হ'য়ে কোন কোন চি 
ব্যক্তি একথা প্রমাণ করতে চেষ্টা করে যে, কুরআনের আসল লক্ষ্য হচ্ছে বহু-বিবাহ প্রথা বন্ধ করা- যা 
ইউরোপীয় দৃষ্টিতে মূলতঃই খারাপ । কিন্তু এই ধরণের কথা মূলতঃ নিছক মানসিক গোলামিরই পরিণতি । চুল 
একাধিক স্ত্রী গ্রহণ মূলতঃ খারাপ হওয়ার কথাটাই গ্রহণ-যোগ্য নয়। কেননা অনেক ক্ষেত্রে সামাজিক ও চু 
নৈতিক প্রয়োজনে একাধিক বিবাহ আবশ্যক হয়ে দীড়ায় ৷ কুরআন সুস্পষ্ট ভাষায় এটা বৈধ ঘোষণা করেছে চুর 
SLR UL Es 


51 (3১ ১১ ১৫৩০ ৩৫৫০1 ডি 
লি 
(অর্থাৎদাসী) 


নিকটবতী 
> Vd ॥ 
৩৬ & ৮৪০৩ ৫৪১৩৩ 
দেয়ে স্বতঃপ্রবৃত্ত হয়ে তাদের মোহরগুলো 


536 ৩ 42 
তা তোমরাখাও তবে নিজেই ভারে Gt 
৩ 6 HL En 
তোমাদের সম্পদগ্ডলোকে অবোধদেরকে 
৯ 2:15 ঞ১ 2355) দা 


ও তা থেকে তাদেরকে তোমরা রং 
খাওয়াও 


aude naan পট RDB TT TSB TALS SE RI PTTL EET 


2/2 Ve 


2 2০8১ ্ 


॥ কিংবা সেই সব মেয়েলোকদেরকে স্তরীত্বে বরণ করে নাও যারা তোমাদের মালিকানা ভুক্ত হয়েছে:৩ অবিচার হতে 
শু বাচার জন্যে এই অধিকতর সঠিক কাজ । 

£] ৪. এবং স্ত্রীদের 'মোহরাণা' মনের সন্তোষের সাথে (ফরয মনে করে) আদায় কর। অবশ্য তারা নিজেরা যদি 
=] নিজেদের খুশীতে “মোহরানার' কোন অংশ মাফ করে দেয় তবে তা তোমরা সানন্দে খেতে (গ্রহণ করতে) পার। 

ই] ৫. এবং তোমাদের সেইসব ধন-সম্পদ যা আল্লাহতা'আলা তোমাদের জন্যে জীবনে প্রতিষ্ঠার উপকরণ” স্বরূপ 
বি বানিয়েছেন তা অজ্ঞ লোকদের আয়ত্তে ছেড়ে দিওনা। অবশ্য তাদের খাওয়া ও পরার জন্যে ব্যবস্থা কর এবং 
রা তাদেরকে সদুপদেশ দাও । | 

ইয়াতীমদের পরীক্ষা করতে থাক, যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌছে ! 


Pa a saa dda sa aba aaa aaa aaa ক্যান 


এর অর্থ ক্রীতদাসী। অর্থাৎ যেসব স্ত্রীলোক যুদ্ধবন্ধী হয়ে এসেছে এবং যুদ্ধবন্ধী বিনিময় না-হবার কারণে চু 
যাদেরকে হুকুমতের পক্ষ থেকে মুসলমানদের মধ্যে বন্টন করে দেয়া হয়েছে। তি 
অর্থাৎ যখন তারা বয়সে সাবালক হতে চলেছে তখন লক্ষ্য করতে থাকো-তাদের জ্ঞানবুদ্ধি কতটা বিকাশ চু 
লাভ করছে এবং তাদের নিজেদের কাজকর্ম নিজেদের দায়িত্বে চালাবার কতটা যোগ্যতা তাদের মধ্যে সৃষ্টি [ই 
হচ্ছেন হ 


2 wo ayn nna asa was nln a a nea aa aaa ae 


EE 


Led nL রণ 
আল্লাহই যথেষ্ট এবং তাদের উপর তোমরা সাক্ষী রাখ তখন 


১2৮৭ 


ET FAA 4 
০৫57৯) ৪৮. 


ও 


ছে সি ana ae" 


অতঃপর তোমরা যদি তাদের মধ্যে যোগ্যতা দেখতে পাও তবে তাদের ধন-সম্পদ তাদেরই হাতে তুলে দাও। 
এই ভয়ে যে, তারা বড় হয়ে নিজেদের অধিকার ফিরিয়ে নেবে -ইনসাফের সীমা লংঘন করে তাদের মাল জলদি 
4 জলদি খেয়ে ফেলোনা। ইয়াতীমের যে পৃষ্ঠপোষক সচ্ছল অবস্থার লোক হবে, সে যেন পরহ্যগারী অবলম্বন করে, 
আর যে হবে গরীব সে যেন প্রচলিত সঠিক পন্থায় তা গ্রহণ করে৫। অতঃপর-.তাদের মাল-সম্পদ যখন তাদের 
নিকট সোপর্দ করবে তখন তার সাক্ষী বানিয়ো। বস্তুতঃ হিসেব গ্রহণের জন্যে আল্লাহই যথেষ্ট । 

৭. পুরুষদের জন্যে সেই মাল-সম্পদে অংশ রয়েছে যা পিতা-মাতা ও আত্মীয়-স্বজন রেখে গেছে। 


Ona nnn eee 


- 


CHIESA 


৫. অর্থাৎ নিজের খেদমতের বিনিময় স্বরূপ এতটুকু গ্রহণ করবে যা' সকল নিরপেক্ষ বিবেচক লোক যুক্তিসং 
মনে করবে। উপরন্তু যা সে গ্রহণ করবে তা গোপনে লুকিয়ে চোরের মত গ্রহণ করবে না বরং প্রকাশ্য ভাবে 
নির্দিষ্ট পরিমাণে গ্রহণ করবে ও তার হিসাব রাখবে । 


enema nn naam ee 


Cm RN TEL mR EEE 
Pare ewes ee 


sis 4% চা 2 52 22 ৯2৯১৫ 


কথা তোমরা বল এ ভারে সন সেক্ষেত্রে 


এবং স্ত্রীলোকদের জন্যেও সেই মাল-সম্পদে অংশ রয়েছে যা মা-বাপ ও আত্মীয়-স্বজনগণ রেখে যায়, তা অল্প চু 
শি হোক আর বেশী হোক৬; এবং এই অংশ (আল্লাহর তরফ হতে) নির্ধারিত । a 
কু ৮. আর মীরাস বন্টনের সময় যখন পরিবারের লোক এবং ইয়াতীম ও মিসকীন আসবে তখন সে মাল হতে . টু 
রং তাদেরকেও কিছু দান কর। এবং তাদের সংগে ভাল মানুষের ন্যায় কথা বল। ; 


এই আয়াতে সুষ্পষ্টরূপে পাঁচটি কানুনী নির্দেশ দান করা হয়েছেঃ প্রথমতঃ উত্তরাধিকার শুধুমাত্র পুরুষের হক | 
নয় । স্ত্রীলোকদেরও এর মধ্যে হক আছে । দ্বিতীয়তঃ মীরাস অবশ্যই বন্টন করতে হবে তা’ পরিমাণে যতই নু 
কম হোক না কেন তৃতীয়তঃ, এই আয়াতে মৃতের পরিত্যক্ত সমগ্র সম্পদকে বন্টনযোগ্য ব'লে ঘোষণা করা [ন 
হয়েছে- তা সে সম্পদ স্থাবর হোক বা অস্থাবর হোক, আবাদী হোক বা অনাবাদী হোক, পৈত্রিক হোক বা 
অপৈত্রিক হোক-বন্টনযোগ্য হওয়ার ব্যাপারে এর মধ্যে কোন পার্থক্য করা হয়নি। চতুর্থতঃ এই আয়াত 
দ্বারা জানা যায় যে, মৃতের জীবিত কালে তার সম্পদ-সম্পত্তিতে কারো কোন উত্তরাধিকার হক উদ্ভুত হয় [লু 
না। উত্তরাধিকারের হক মাত্র তখনই উৎপন্ন হয় যখন মৃতব্যক্তি কোন সম্পদ ত্যাগ করে মৃত্যুমুখে পতিত | 
হয়। পঞ্চমতঃ এই আয়াত থেকে এ নিয়মও পাওয়া যায় যে, নিকটতর আত্মীয়ের বর্তমানে দূর সম্পকী় ট 
আত্মীয় মীরাস পাবে না। এ নিয়মের বিশদ বিবরণ পরে ১১ নং আয়াতের শেষাংশে ও ৩৩ নং আয়াতে | 
ইলা টন 


2১১ ০৮৩ 2 
নু ১৬১ সন্তান '_* তাদের পিছনে ঠা ভয় করুক এবং 
৩১১ খু 4 ও, 8 6 ৫ 


£ আল্লাহকে তারা অতএব তাদের জন্যে তারা ভয় পায় 
ভয় করে যেন 


৪, ৩৬ রত 09 ৩৯৫৩ 


| | আগুনে আগুন তাদের পেটগুলোর 


E> ৩২ যো 5253 


অংশ এঁক পুত্রের জন্য 


রী ৯. লোকদের এ কথা চিন্তা করে ভয় করা উচিত যে, তারা নিজেরা যদি অসহায় সন্তান রেখে দুনিয়া হতে চলে পি 
] যায় তবে মৃত্যুর সময় তাদের নিজেদের সন্তানদের সম্পর্কে কত না আশংকা তাদেরকে কাতর করে ! অতএব টু 
টি আল্লাহকে ভয় করা ও সঠিক কথাবার্তা বলা তাদের কর্তব্য । 

চু] ১০. যারা ইয়াতীমদের মাল অন্যায়ভাবে হরণ করে, তারা মূলতঃ আগুন দ্বারা নিজেদের পেট. বোঝাই করে এবং 

পু] তারা নিশ্চয়ই জাহান্নামের উত্তপ্ত আগুনে নিক্ষিপ্ত হবে। 


ন] 53. তোমাদের সন্তানদের সম্পর্কে আল্লাহতা'আলা তোমাদেরকে এ বিধান দিচ্ছেনঃ পুরুষের অংশ দুজন | 
রী মেয়েলোকের সমান হবেণ, 


যেহেতু শরীয়ত পারিবারিক জীবনে পুরুষের উপর অধিকতর আর্থিক দায়িত্ভার অর্পণ করেছে এবং বহু টু 
আর্থিক দায়িত্ব থেকে স্ত্রীলোকদের মুক্ত রেখেছে সেজন্য বিচারের দাবী হচ্ছে- মীরাসে স্ত্রীলোকের অংশ ন 
পুরুষলোকের অংশ অপেক্ষা কম নির্ধারিত করা। 


Na 


০ পপর 2 


এ শট $2 


পর পৃর্র্ত Z 


১৩2 


. তবে একজন (কন্যা) 
তারজন্যে 


৮৩৩০ ৩৪৪ 
LE 


(মৃত ব্যক্তির উত্তরাধিকারী) যদি দু'জনের অধিক কন্যা হয়, তবে তাদেরকে ত্যাক্ত :: 
সম্পত্তির দুই-তৃতীয়াংশ দেয়া হবে৮, আর একজন কন্যা হলে সে ত্যাক্ত সম্পত্তির অর্ধেক পাবে। মৃত ব্যক্তির 
সন্তান থাকলে তার পিতা-মাতা প্রত্যেকেই সম্পত্তির ষষ্ঠ অংশ পাবে?! আর মৃত ব্যক্তি যদি নিঃসস্তান হয় এবং | 
বাপ মা-ই তার উত্তরাধিকারী হয়, তবে মা-কে দেয়া হবে তিন ভাগের একভাগ ১০ | রর 

দুই কন্যার ক্ষেত্রেও এই একই নির্দেশ অর্থাৎ যদি কোন ব্যক্তির কোন পুত্রসন্তান উত্তরাধিকারী না থাকে, | 
তার শুধুমাত্র কন্যা সন্তানই থাকে তবে কন্যাসস্তান সংখ্যায় দু'জন হোক বা দুই এর অধিক হোক, উভয় [ 
অবস্থাতেই তার সম পরিত্যাক্ত সম্পদের = অংশ উজ্ত কন্যা-সন্তানদের মধ্যে বস্টিত হবে; এবং অবশিষ্ট পু 
অংশ অন্যান্য উত্তরাধিকারীদের মধ্যে । কিন্তু মৃত ব্যক্তির যদি মাত্র একটি পুত্র সন্তান থাকে, তবে সর্ব সম্মত টু 
অভিমত হচ্ছে, অন্যান্য উত্তরাধিকারীদের অবর্তমানে সে সমগ্র সম্পদের উত্তরাধিকারী হবে; এবং অন্যান্য চট 
উত্তরাধিকারী যদি বর্তমান থাকে তবে তাদের নির্দিষ্ট অংশ দানের পর অবশিষ্ট সমস্ত সম্পত্তি সেই পুত্র টু 
পাবে। Eo 
অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান-সন্ততি থাকলে তার মাতা-পিতা প্রত্যেকেই ত্যাক্ত সম্পত্তির ভাগ হকদার হবে। চু 
এক্ষেত্রে মৃতের উত্তরাধিকারী মাত্র কন্যা সন্তান বা পুত্র, বা পুত্র-কন্যা উভয়ই থাকুক কিংবা মাত্র এক পুত্র বা ভট 


এক কন্যা থাকুক এসব অবস্থাতে একই বিধি। অবশিষ্ট ১ অংশ অন্যান্য উত্তরাধিকারীরা পাবে। 


ৰ মাতা-পিতা ছাড়া যদি অন্য কোন ওয়ারিশ না থাকে তবে অবশিষ্ট ২ অংশ পিতা পাবে। অন্যথায় = অংশে E 
.. পিতা ও অন্যান্য উততরাধিকারীরা শরীক হবে॥ নত 


9১১৩৩ ১৪ ৯5 নি 


5719 


আর মৃতের যদি ভাই-বোন থাকে তবে মা ষষ্ঠ ভাগের হকদার হবে১১। এসব অংশ বন্টন করে দেয়াহবে তখন | 
যখন মৃতের অসীয়তি -যা সে মরার পূর্বে করেছে- পূর্ণ করা হবে, এবং তার যে সমস্ত খণ রয়েছে তা আদায় হু 

করা হবে১২। তোমরা জাননা তোমাদের মা-বাপ ও তোমাদের সম্তান-সম্ততিদের মধ্যে উপকারের দিক দিয়ে কে চু 
অধিক নিকটবর্তী। এই সব অংশ আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন এবং আল্লাহ নিশ্চিত রূপেই সমস্ত তত্ব ও [8 
নিগুঢ় সত্য সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফহাল এবং সমস্ত কল্যাণ ও মংগলময় ব্যবস্থা সম্পর্কে অবহিত । রি 


১১, ভাই-ভগ়নর বর্তমানে মায়ের অংশ ১ এর স্থলে = নিদিষ্ট করা হয়েছে। এই ভাবে মায়ের অংশ থেকে যে = নর 
অংশ গ্রহণ করা হল তা বাপের অংশে দেয়া হবে, কেননা সে অবস্থায় বাপের দায়িত্ব বৃদ্ধি পায়। একথা রর 
জানা দরকার যে মৃতের মাতা-পিতা জীবিত থাকলে তার ভাই-ভগ্নীদের কোন অংশ বর্তাবে না। i 
যদিও অসীয়াতের উল্লেখ খণের উল্লেখের পূর্বে করা হয়েছে, কিন্তু উম্মতের সর্বসম্মত অভিমত হচ্ছে খণ চর 
oie. yc a0 bo ১৮: 


রা 


-9 /5% ALAN 22, 
5 21591 Dy We i 
ছেড়ে গিয়েছে যা অর্ধেক 


সজল রর পজিদেরর 
০ b 


CORPO CLOW, 
CITE TTT TIE TEE 
পা হাহা জং আত জা জা জা জা) জং তং 


A 
4 


রত ১৫ 21 GA 
(৪7 ০৬ ৩৬ ৬৩2 
তাদের জন্যে থাকে অতঃপর 
পপ (৪ 
2 


তার! ছেড়েছে তা হতে এক চতুর্থাংশ 


শি. 
ডি 


ছা ও জে) হা) উই ane, 
LICR 


TD DD oD 
nada জা 


Cr] 
mE, জ) জা জা) 


a আয, আজ 
আআ) হা) আা। ভা, জা। জা) জে ee. 


PT 0) জা) টি 2) এ) জো) জা 


রন ভান আঃ 


হজ 02521 
B. 
2 


a 
আর 


2৮:8৫:12 ৫৩০০ এত শুর / | 
১৬৫১ ১1৩ ০৮০৮ 4299 ১৫৪ 
খণ বা সে সম্পর্কে তোমরা অসীয়ত জসীয়তের 
(পরিশোধের পরে) করেছে (ঘা) 


চা এ 


nan 


১২. আর তোমাদের স্ত্রীগণ যা কিছু রেখে গেছে তার অর্ধেক তোমরা পাবে- যদি তারা নিঃসন্তান হয়। আর 
সন্তানশীলা হলে রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ তোমরা পাবে তখন যখন তাদের কৃত অসীয়াত পুরণ করা 
হবে এবং যে খণ অনাদায় রেখে গেছে তা আদায় করা হবে। আর তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির এক 
চুতর্থাংশের অধিকারিণী হবে, যদি তোমরা নিঃসন্তান হও । আর তোমাদের সন্তান থাকলে তারা পাবে আটভাগের 
একভাগ ১৩ । এও তখনই কার্যকরী হবে যখন তোমাদের অসীয়াত পূরণ করা হবে আর যে খন রেখে গেছ তা 
আদায় করা হবে। | 


পি 1B, রণ ৪ 1 0 [ | রে 1 
শিপ Ba nee ae 


জা আক পপ রি আর অর আরা আজ TO 


LV জং আয জিও | NE, সা, জা রাও SA, ncE REE, 


2 


ITT জে টি) জা) হ। চা) সি) হী রা) 


“জাল জানালে 


আ। জং জা) TE CSUN ON 


১৩. অর্থাৎ এক স্ত্রী হোক বা একাধিক স্ত্রী হোক, সন্তান-সন্ততি থাকলে সী ৰা ্্ীরা ১ অংশ, ও সন্তান সন্ততি না 


১ ১ ১ 
থাকলে ঢু অংশের হকদার হবে। এবং এই ৪ অংশ বা ভাগ সকল স্ত্রীদের মধ্যে সমান ভাবে বন্টিত 


PITTI 


পা 


EUG, 


হবে। 


এরা) টি । জি জা জা! 
শন 


MANES ঠুঠিত ১ 06 ৫2 ০১৯) ৩৬ OLE 
2 তার এবং ৮4৮11 (পিতা ৃ অথবা পিতামাতা মিরাশ বন্টন কোন পুরুষ হয় যদি এবং শি 
চু] (বৈপিত্েয়) সন্তানহীন) ও সন্তানহীন করা হবে (যার) i: 
RG 20 ০০) 22s YE 823421 EB 
| SF AIM ৬৪ ১৯১০৯ ০৯ 2২ 
x তারা হয় যদি অতঃপর এক HE 2৮৮ রা প্রত্যেকের (বৈপিত্রেয়) 
% রি তি sR 224 CL 2% EH 
৯ ৯ ই দত রা: 
a পরে এক তৃতীয়াংশের মধ্যে সেমান্‌ হবে হবে) তবে এর থেকে অধিক টু 
5) A 2/4 34 রর | ১6 or / be 
el AS ১ 5 
রর 2 ২০৫2 2 ১৬০৮ 21 ঃ (9292 dno, EH 
রি পি উবে রি, খণ অথবা তা সম্পর্কে (যা) অসীয়তের 

র্‌ ৃ টা নর । অসীয়ত করেছে, Fe 

A Ww 2 (৩ টি 92 Pw রত ৬১ ৬১ 
ছা ৰ 5 ই 
ত্র ১৪০ পি ভা, OL 201 ht ৫3 
ঃ আল্লাহর সীমাসমূহ এইসব সর্বজ্ঞ আল্লাহ এবং আল্লাহর পক্ষহতে 


সেই পুরুষ কিংবা স্ত্রী (যার মীরাস বন্টন করা হবে) যদি নিঃসন্তান হয় এবং তার মা-বাপও 
্ব যদি জীবিত না থাকে, কিন্তু তার এক ভাই কিংবা এক বোন যদি জীবিত থাকে তবে ভাই-বোনদের প্রত্যেকে 
রব ছয়ভাগের একভাগ পাবে । আর যদি ভাই-বোন দু'জনের অধিক হয় তবে সমস্ত ত্যাক্ত সম্পত্তির এক তৃতীয়াংশে 
নু তারা সকলেই শরীক হবে৯ , যখন অসীয়াত পুরণ করা হবে ও খণ যা মৃত ব্যক্তি অনাদায় রেখে গেছে- চু 
] আদায় করা হবে; অবশ্য শর্ত এই যে, তা যেন ক্ষতিকর ১৫ না হয়। বস্তুতঃ এ আল্লাহতা”আলারই নির্দেশ এবং 
সী আৱাহই সরব, সর্বদর্শী ও পরম ধৈর্যশীল । 
১৩. এসব হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা । 


CET ms CITT জা, জা) জে। জা। জা) হা। OTN TET 
আআ, জা, জা, ভা। আআ) Neuen. ও, জা) জা আন জি) জা জা) জা, 


লে ও aaa আল শিউলি ল 


এ আয়াত সম্পর্কে সমস্ত তফসীরকার একমত যে, এখানে তাই ও বোন বলতে বৈপিত্রেয় ভাই ও বোনকে 
বোঝানো হয়েছে। অর্থাৎ মৃত ব্যক্তির সংগে যাদের মাত্র মায়ের দিক দিয়ে সম্পর্ক এবং পিতা তাদের ভিন্ন। 
কিন্তু আপন ভাই-বোন, ও বৈমাত্রেয় ভাই-বোন যারা বাপের দিক দিয়ে মৃতের সংগে সম্পর্ক যুক্ত এবং মা 
যাদের ভিন্ন তাদের সম্পর্কে বিধান এই সূরার শেষ আয়াতে দান করা হয়েছে। নত 
অসীয়াত দ্বারা ক্ষতি সাধনের অর্থ এরূপ ভাবে অসীয়াত করা যাতে হকদার আত্মীয়েদের হক মারা যায়; এবং E 
কার্ষের ব্যাপারে ক্ষতি সাধন হচ্ছে- মাত্র হক দারদের বঞ্চিত করার জন্য নিজের উপর এরূপ খণের কথা 
বলা যা প্রকৃতপক্ষে গ্রহণ করা হয়নি, বা এরূপ অন্যকোন অপকৌশল অবলম্বন করা, যার উদ্দেশ্য হচ্ছে 
হকদার উত্তরাধিকারীদের তাদের হক থেকে বঞ্চিত করা । 


Ld 
00 


a ER CE CEC হত 
ITT 
হ। হা, আঃ জা। RE, 


ঘ৫ 
> 


nono. Anon 


5১৪ ১৩৫ দা রণ ৫ পপ 
ze 


ভিনি তাকে তাঁর রসূলের ও আল্লাহ আনুগত্য 


as OE 
সাফল্য এটাই এবং তার মধ্যে গু, ঝর্ণাধারা টি 
সি 27:৫2 


5 45535 al (১৪৯ ৩০ এ 


এবং তার রসূলের ও আল্লাহর অবাধ্য হবে যে এবং 


বে ৫৩৬ ir €(%505:24 
০১) ? ০৮৪2১ [ভি 19 > 
তার জন্যে এবং তারমধ্যে সে স্থায়ীহবে (জাহান্নামের) তাকে তিনি 

(রয়েছে) আগুনে প্রবেশ করাবেন 


রিলে রিলে এল রনি জাল আলাল রনি জাল মোটর তল লিল নল এ 


৩৫ od তু GS 


লিপ্ত হয় যেসব এবং চু 


ও ১4৫ ১5: রি 
2৮০৬ 1৩১৪৯ ৩৬ PA MS 


* তাদেরকে চিতল জরা দিতো যদি অতঃপর তোমাদের মধ্য তাদের উপর 
ক _ (জনের) 


w পপ রী ১৮ ৫ তপর্প ১৯৪2 
৬৬ || 
Al ০ | ৬৯ ০৪১৮ ৪৬ ex dG 
= মৃত্যু তাদের উঠিয়ে নেয় যতক্ষণনা (তাদের) মধ্যে 


ঘরগুলোর 
০৯৯০ রি 
কোন পথ তাদেরজলো 
টি যে লোক আল্লাহ এবং তীর রসূলের আনুগত্য করবে তাকে আল্লাহ এমন বাগীচার মধ্যে দাখিল করাবেন যার 
টু নিম্নদেশ হতে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে এবং এই বাগীচায় সে চিরদিন বসবাস করবে। আর প্রকৃতপক্ষে 
নি এই হচ্ছে বিরাট সাফল্য । 
শি ১৪. পক্ষান্তরে যে আল্লাহ ও তার রসূলের নাফরমানী করবে এবং তাঁর নির্ধারিত সীমাসমূহকে লংঘন করবে তাকে 
মি আল্লাহ আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সে সব সময় থাকবে , আর এ তার জন্যে অপমানকর শাস্তি বিশেষ । 


পর রুকু-৩ 
রদ ১৫. তোমাদের স্ত্রীলোকদের মধ্যে যারাই ব্যভিচারে লিপ্ত হবে, তাদের সম্পর্কে তোমাদের নিজেদের মধ্যে হতে 


রি চারজন সাক্ষী গ্রহণ কর। এই চারজন লোক যদি সাক্ষ্য দান করে তবে তাদেরকে (স্ত্রীলোক) ঘরের মধ্যে বন্দী 
ন; করে রাখ- যতদিন না তাদের মৃত্যু হয়, ত আয 0 


Ld 


TET 
CN 


আজ জ 
এআ আআ sn আগ আআ 


বাজ বড ৪১ ও 


জে Ea) 
তোমাদের তাতে লিপ্ত হবে 
মধ্যহতে 


122 ৮2১৮৬ ৫11 2 2 


তাদের দুজনকে ভে তবে দুজনে সংশোধন ও দু'জনে [ 
(হ্যা মাফ করে দাও) উপেক্ষা কর হয় তওবা করে চি 


৩৩ £৫। ৩) ০৬৯ UF ৫8৮ 
তওবা মূলত 


a ৮15 মেহেরবান বড়ই ক্ষমাশীল হলেন 


তে পটে A 
রি (১2১ 
মন্দ কাজ করে 


a. 


EL, জি) তি) জি ene, 


পর্পা পা জা আআ 


EER, রং) জা 
=’. তা, জা, Y 


০ 


আআ) উ) জা) হা, জা, জা) জো জা, জা, 
জা জা আজ, mw রা ছি 


আট আচ তাত 


Lt DY 
ABE 


(A 
ক্ষমাশীল হন এসব লোক অতঃপর 


Es. 
En. 


EAE PAE Td 9৮ 5৫ দিতির ৮ টু 
৮ ৬৯ AACA 2° 

০১১০৪ ৩৫৫) 2281 ৬ 2৪৩৮৫ ৮ 
SA নয় এবং প্রজ্ঞাময় সর্ব 


জি 


ছা” জা, জা, জত বা জা 
১). TTT 
ভা. গর। পা। জা। । ভা, জে, 


১৬. আর তোমাদের মধ্যে হতে যারা এই কায করবে সেই দুইজনকেই শাস্তি দাও। অতঃপর তারা যদি তওবা 
করে এবং নিজেদের সংশোধন করে নেয় তবে তাদেরকে নিষ্কৃতি দাও ৷ কেননা আল্লাহ মহান তওবা গ্রহণকারী ও 
অনুগ্রহ দানকারী ১৬ । 

১৭. জেনে রেখ, তাদেরই তওবা আল্লাহর নিকট গৃহীত হবার অধিকার লাভ করতে পারে যারা অজ্ঞতার কারণে 
কোন অন্যায় কায করে বসে এবং তার পর অবিলম্বে তওবা করে নেয়। নিত EET TEE 
অনুগ্রহের দৃষ্টি ফিরিয়ে থাকেন । আল্লাহ সব বিষয়ে অভিজ্ঞ এবং সুবিজ্ঞ বুদ্ধিমান । 

১৮. কিন্তু তাদের জন্যে তওবার কোন অবকাশ নেই যারা অব্যহতভাবে পাপকায করতেই থাকে । 


EB: EB ৪) জা) জা রে; | 
(sm, Eg ne, রা, 


রদ 


py 
CA 


©, a.m. En DS, 


ন ১৬. এ হচ্ছে ব্যাভিচার সম্পর্কীয় প্রাথমিক নির্দেশ । পরে সূরা নূরের আয়াত নাযিল হয়। তাতে পুরুষও স্ত্রী 
রি উভয়ের ক্ষেত্রে একই বিধান দেয়া হয়- প্রত্যেককে একশ করে বেত্রাঘাত । ৯ 


m mn জি) ERO, FI TET 
dd, পা) ভা? জা চে) ভা) পি? জা) জা 2 জা? আত জা) জি 


চাটি 


(০০৯ 
র্‌ তাদের উপস্থিত হয় 
১০৬৬ 285 68১৪ ESS ১ OF এ 
ূ ভর 


কাফের শি মারা যায় (তাদের জন্যেও) নয় এবং এখন 
টু 


১৪৩ 96 ৩৩৩ ০০ ৩৬৬ 


স্ত্রীলোকদের তোমরা উত্তরাধিকারী যে তোমাদের জন্যে বৈধহবে 


2 তার 


র্‌ 229. টিতে রে 
ডি (০০ ৮১৩৩১ ৫৪ 2০০৯০ S) ’ Ad 
যা কিছু অংশ তোমরা নেয়ার জন্যে. তাদেরকে তোমরা বাধা দিও না এবং 
E (বিবাহ বন্ধন হতে) 


FAD ALOE 


21 +»পা 24 হা ও 
৬১৯৬৩ 2৯৬৬১ 25৩৩ ১. (১১ ৯৯৩ 


সপ পনি ; 
ব্যতিচারে তারা লিপ্ত হলে 


তাদেরকে. তোমরা 
(তাহতে বাধা দিও) ক্রি bi 


এই অবস্থায় যখন তাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয় তখন সে বলে যে, এখন আমি তওবা করলাম । চর 
শর অনুরূপভাবে তাদের জন্যেও কোন তওবা নেই যারা মৃত্যু পর্যন্ত কাফেরই থেকে যায়। এই সব লোকের জন্যে চু 
টু] আমরা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি নির্দিষ্ট করে রেখেছি। j হর 
টি ১৯. হে ঈমানদারগণ, জোরপূর্বক স্ত্রীলোকদের উত্তরাধিকারী হয়ে বসা তোমাদের পক্ষে মোটেই হালাল নয়১৭ 
১ এবং যে 'মোহরাণা' তোমরা তাদের দান করেছ তাদেরকে জ্বালা-যন্ত্রণা দিয়ে তার একাংশ হস্তগত করতে চেষ্টা 
] করাও তোমাদের জন্যে হালাল নয় । কিন্তু তারা যদি সুস্পষ্ট ব্যভিচারে লিপ্ত হয়, (তবে তাদেরকে কষ্ট দেয়ার 
টি অধিকার অবশ্যই তোমাদের আছে, ১৮) 


অর্থাৎ স্বামীর মৃত্যুর পর তার পরিবারের লোকজন তার বিধবাকে মৃত ব্যক্তির পরিত্যাক্ত সম্পত্তি মনে করে চু 

তার ওলি ও উত্তরাধিকারী হয়ে না বসে। স্বামীর মৃত্যুর পর স্ত্রী হবে স্বাধীন ৷ ই্দৎ পালনের পর সে যেখানে চু 

ইচ্ছা যেতে ও যার সঙ্গে ইচ্ছা বিয়ে করতে পারবে। ন 
টু SLSR Eb al RLS bland Lede bebe 


Gr 2 225৫ ৩৫ 535৬ ৪ ৪ নর 


তাদেরকে তোমরা অপছন্দ কর যদি অতঃপর 


৮৫৩ ০ » পার্টি পর 2 ৮৫ ক 2 
AS oo) 4b ০১ 5 ৪ 1১7৪ 
কল্যাণ চি আল্লাহ রেখেছেন সুতি হলা হ হা 
৫০৮৮৫ গর 
DE 72) JM 

জায়গায় এক স্ত্রী পরিবর্তন করতে 


422 1১৬ $ 1905 


তা থেকে তোমরা গ্রহণ করবে ৯১, অগাধ সম্পদ 


এক স্ত্রীর 
৬৬ 4525201 ১০৪ 


দোষারোপ(করে) তা তোমরা নেবে কি? কোন কিছু 


EY 5 A রক এত 


৮০ ৩৪ 52 ঞ১৬৬৪ 


অথচ তা তোমরা গ্রহণ করবে 


পর্ণ 2 পালি 
Ld 


এবং তাদের সাথে মিলে সত্তাবে জীবন-যাপন কর। তারা যদি তোমাদের মনোমত না হয়, তবে হতে [ন 
॥ পারে যে, কোন জিনিস তোমাদের পছন্দ নয়, কিন্তু আল্লাহ তাতেই তোমাদের জন্যে অফুরন্ত কল্যাণ নিহিত [ন 
দুধ রেখেছেন। র্‌ 
টি ২০. আর তোমরা যদি এক স্ত্রীর পরিবর্তে অন্য স্ত্রী গহণ করার ইচ্ছা করেই থাক তবে তাকে এক স্তুপ সম্পদ দিয়ে 
শ্রী থাকলেও তা হতে কিছুই ফিরিয়ে নিবে না। তোমরা কি দোষারোপ করে ও সুষ্পষ্ট যুলুম করে তা ফেরত নিবে? | 
টু ২১. আর মূলতঃ তোমরা তা কিরূপে ফেরত নিতে পার যখন তোমরা তোমাদের স্ত্রীদের স্বাদ গ্রহণ করেছ এবং চু 
নন] তারা তোমাদের নিকট হতে পাকা প্রতিশ্রুতি গ্রহণ করেছে? - Ee 


সূরা আন্-নিসা-৩ ২২ পারা-৪ 


=a u_u.nn.un en a.n-a-u_sasa.n.nse use nase জ nn nnn হান প্র জজ জর্জ আজে জজ জজ 


mn জে আহ জে জা জং 


ডি 
চল 


৫ ww টি > তা 
ক গু ৩2 6 015 IE 
যা মধ্যাহ্তে তোমাদেরপিতা বিবাহ করেছে যাদের তোমরা বিবাহ করো না এবং চি 


(পিতামহ ইত্যাদি) 


2 ন 2 পি ৫৫ ACA i 
৯১১ Hw 55 $ ৪৫৯৩৬ 451 » ০৪৮৬০ USE 


ং বিগত 
আচরণ মিকৃষ্ট এবং blr ও অশ্লীল কাজ হল ০91৮6 


A Et LE 2167 EA ER 
=) BE 
ও তোমাদের বোনদেরকে 


৮৫ টো 5! a EAA 
৬৬ ৬ 2 ZS) ৬০০৩ 5 ৯০ 


বোনের কন্যাদেরকে ও তাই-এর কন্যাদেরকে ও . তোমাদেরধালা ও তোমাদের 


২২. আর যে সব স্ত্রীলোককে তোমাদের পিতা বিয়ে করেছেন তোমরা তাদেরকে কখনই বিয়ে করবে না। অবশ্য 
পূর্বে যদি কিছু হয়ে থাকে তবে তা ধর্তব্য নয় ১৯ । মূলতঃ এ এক অত্যন্ত লজ্জাজনক কাজ, এ কোন মতেই 
পছন্দনীয় নয় এবং এ খুবই খারাপ পথ২০ । 


রুকু-৪ 


২৩. তোমাদের উপর হারাম করে দেয়া হয়েছে তোমাদের মা২১. তোমাদের মেয়ে২২, ভগ্নী২৩, ফুফু, খালা, 
ভাইঝি, ভাগনী ২৪, 


ms. a ae, js MB. ass: dan, e m,n, D an B,E. ns. na, n am a.m 
এজাজ জার আভা পর জাজ ভাজ জাজ sen dns, n,n জা জা রং জজ জং পর হি EEE 


১৯. এর অর্থ এই নয় যে, জাহেলিয়াতের যামানায় যে ব্যক্তি সৎ মায়ের সাথে বিয়ে করেছিল সে এ নির্দেশ আসার 
পরও তার সেই সৎ মাকে নিজের স্ত্রী রূপে রাখতে পারবে; বরং এর দ্বারা এখানে বোঝানো হচ্ছে; পূর্বে এই 
প্রকারের যেসব বিয়ে করা হয়েছিল তার থেকে উদ্ভুত সন্তানরা এ নির্দেশ আসার পরও হারামী বলে গন্য 
হবে না এবং নিজেদের পিতার সম্পত্তিতে তাদের উত্তাধিকারীর স্বত্ব লুপ্ত হবে না। 

২০. ইসলামী আইনে এ কাজ ফৌজদারি অপরাধ এবং পুলিশের হস্তক্ষেপের উপযোগী । 

২১. “মা বলতে 'আপন' ও ‘সৎ’ উভয় প্রকার মাই বোঝায় । কাজেই এই উভয় প্রকার মাকে বিয়ে করা হারাম। 
উপরন্তু এই নির্দেশের আওতার মধ্যে পিতার মা ও মাতার মাও অন্তর্ভুক্ত । 

২২. পুত্ৰী সম্পর্কে এখানে যে হুকুম দেয়া হয়েছে তার মধ্যে পৌত্রী ও নাতনীও অন্তর্ভুক্ত । 

২৩. আপন সহোদরা বোন, বৈপিত্রিক বোন ও বৈমাতৃক বোন-সকলের ক্ষেত্রে সমান ভাবে এই হুকুম প্রযোজ্য । 

8. sk hola esd aio BLEEK 5d LS OS sd Mah 


হা) প। জা জং হা? জা) জ। আজ, n,n. জা জা, আহ, জং জ। জা, জা হা) জা, ne, তাও জা জা। En টি 
[oN 


unin nanan ann nM neaannn nn nos mn, n,m mM m,n, me. n nna, nee, na, nwo RRC n BB AEA 


mE. ©) sn nn ea,n. es. goa, n. 
আট চ/ জা) ডা) জা) ও ঢং nse nen জা জা জা, জং) 


জজ আভা, জা জা জা। 
we লজ আজ এলে জিত 


রা রা রি 2424 জি 59 Ts 
< > 5 ০০০2 রড ১৩৪ 


বোনদের ও তোমাদের দুধ পান 
করিয়েছেন 


তিরিশ 


টে 


mm. can nan an: 
আজও জাভা আও জা) হত জে? আও তা, জা জা ভা, 2) nw, 


জা) জা) জি জা জি) জি) জা 


BIB: 
EE, জা জা? n 


হজে 


এবং তোমাদের সেইসব মা যারা তোমাদের দুধ খাওয়ায়েছে ৷ আর তোমাদের দুধবোন ২৫, 
তোমাদের স্ত্রীদের মা, তোমাদের স্ত্রীদের মেয়েরা যারা তোমাদের ক্রোড়ে লালিত-পালিত হয়েছে২৬,- সে সব 
স্ত্রীর মেয়েরা যাদের সাথে তোমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক স্থাপিত হয়েছে। কিন্তু যদি (কেবল বিয়ে হয়ে থাকে আর) 
স্বামী-স্ত্রীর সম্পর্ক স্থাপিত না হয়ে থাকে তা হলে (তাদের পরিবর্তে তাদের মেয়েদের সাথে বিয়ে করায়) 
তোমাদের কোন দোষ হবেনা । আর তোমাদের ওঁরসজাত ২৭ পুত্রদের স্ত্রীগণ 


“nl 
উজ 
ছি 
সি 
a 
০৪. 
“- 
জা 
চা 
শা 
চিনি 
না 
জু. 
ই 
জন. 
লজ 
= 
El 
a 
El) 
a. 
Ell 
®. 
সী 
প্র. 
নি 
প্র 
৯, 
LE 
এজ 
®- 
1 
ছা. 
LY 


) ছা 1 


পরে 


যাগ 


এ বিষয়েও উম্মতের মধ্যে একামত আছে যে, কোন ছেলে বা কোন মেয়ে কোন স্ত্রীলোকের দুধ পান করে 
থাকলে সেই ছেলেমেয়ের জন্য সেই স্ত্রীলোক মায়ের মত ও তার স্বামী পিতার মত গণ্য হবে! এবং আপন | 


মা ও বাপের সম্পর্কের দিক দিয়ে যে সব আত্মীয়ের সঙ্গে বিবাহ সম্পর্ক স্থাপন হারাম, দুধ-মা ও দুধ বাপের 
দিক দিয়েও তা হারাম হবে। দুধ-মার মাত্র সেই সন্তানটি যার সঙ্গে দুধপান করা হয়েছে হারাম নয় বরং 


দুধমার সকল সন্তান-সন্ততি আপন ভাই বোনের মত গণ্য হবে ও তাদের সন্তান-সন্ততি আপন ভাইপো- 
ভাইৰি, ভাগ্নে-ভাগ্নির মত। 

এই ধরণের মেয়েদের বিবাহ করা হারাম হওয়া কেবল সৎ-পিতার ঘরে লালিত-পালিত হওয়ার শর্তের 
উপর নির্ভরশীল নয়। উম্মতের ফিকাহবিদদের মধ্যে এ সম্পর্কে প্রায় এক্যমত বর্তমান যে, সৎ কন্যা সং 
পিতার জন্য সর্বাবস্থায় হারাম, তা সে সৎ কন্যা সৎ পিতার ঘরে লালিত পালিত হোক বা না হোক। 

পুত্রের ন্যায় পৌত্র ও নাতির স্ত্রীও দাদা ও নানার জন্য হারাম । 


505) 
a 


R 


Cf 


sa wes 


8. B,D, 0,00, dm, s, 
হজ? তর? ভা) sD. জা আঃ শত / 


আ। ভা) জা, ভ, জে, জা, জা। 2, আ। জা) জা, jf |) জা, আআ) জ। আ। সে ছি tl 
nn Stns hn ED nd EEL EE 


as, un En, du, BBD uu gs, Bean adn na a, sg a, ns. nt ea n.d on, ae, যা 
॥ 1.8, B.Ed. জজ জা ড। an, জা, আছি) জা nw eae. ns enn, ew, 


TNT 
Me MLADEN, 


8) md 
CS 


এবং একই সংগে দুই বোনকে বিয়ে করা তোমাদের প্রতি হারাম করা হয়েছে», কিন্তু পূর্বে যা 
হয়েছে, তাতো হয়েই গেছে। বস্তুতঃ আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্বহকারী ২৯ । 
২৪. সে সব মেয়েলোকও তোমাদের প্রতি হারাম যারা অন্য কারো বিবাহাধীন রয়েছে; অবশ্য সে সব স্ত্রীলোক 
এর বাইরে যারা (যুদ্ধে) তোমাদের হস্তগত হবে৩০। এ আল্লাহতা'আলারই প্রদত্ত আইন, যা মেনে চলা তোমাদের 
পক্ষে একান্তই কর্তব্য করে দেয়া হয়েছে। এতদ্যতীত আর যত মেয়েলোক রয়েছে তাদেরকে নিজেদের মাল- 
সম্পদের বিনিময়ে হাসিল করা তোমাদের জন্যে হালাল করে দেয়া হয়েছে, যদি বিয়ের দুর্গে তাদেরকে সুরক্ষিত 
কর এবং স্বাধীন-মুক্ত যৌনস্পৃহা পুরণে উদ্যত না হও। 


স্নান 
গা ০8 জাত 


5 
মদ 


ga 


2D n,n জা) জা) । 
টা ছিপ 


2 
নং 
রঃ 
রর 
্ 
Lp 
তা 
রি 
ক 
সঃ 
তু 
তং 
=“ 


২৮. নবী করীমের (সঃ) নির্দেশ হচ্ছেঃ খালা, ভাগনী এবং ফুফি ও ভাইঝিকেও একই সঙ্গে বিবাহ করা হারাম । এ | 
সম্পর্কে একটি মূলনীতি বুঝে নেয়া প্রয়োজন- এমন দু'জন স্ত্রীলোককে একত্রে বিবাহ করা হারাম যাদের [পর | 
একজন যদি পুরুষ হতো, তাহলে অন্যের সংগে তার বিবাহ হারাম হতো । দন 
অর্থাৎ এর জন্য শাস্তিদান করা হবে না, কিন্তু যে ব্যক্তি কাফের থাকা অবস্থায় দুই বোনকে একত্রে বিয়ে করে চু 
রেখেছে ইসলাম গ্রহণের পর তাকে একজনকে রেখে অন্যজনকে ত্যাগ করতে হবে। i 
অর্থাৎ যে সব স্ত্রী লোক যুদ্ধে বন্দিনী হয়ে আসে, তাদের কাফের স্বামী ‘দারুল হরাবে' অর্থাৎ কাফের ন 
শাকের দেনে বঙাল রাকগেও তহ। তোমাদের জবা হয য় 2905915১৮51: 
Esl bald alii il Sin Bt lida id ; 


REAM BMRSEB জজ AK ARE 


রে 


| ৬১৬ 


১ প্র EAA পা্ ত্র 
৩১ ৫৫ 4৫ ৯) 5 ৬ ৮৩৪১১ 
রর তোমাদের উপর কোন দোষ 9 ফরজ (হিসেবে) 


2 


4 4 6) ৮9:৪১) ৬৩ 
হলেন আল্লাহ নিশ্চয়ই মোহর নির্ধরিণের: পে 


এ Sk Ke AES OS 


"' বিবাহকরবে যে ১০/০৮০৮৪৮১ সমর্থ রাখে না যে 


রা নি 
রঃ স্বাধীনা 
Eo | ১ ৫৫ 
: ৩০ 

| ০৩ ৩৩ মা ৩ 
চাননি সিসি মালিক হয়েছে 


ন ১ ৬ ৮৫2 ৮৮ ১০ ৪ পপ 
: মদ দক 


তোমাদের এক ভা . 


| অতঃপর দাম্পত্য জীবনের যে মধু তোমরা তাদের দ্বারা লাভ কর, তার বিনিময়ে তাদের মোহরাণা ফরয 

নু হিসাবে আদায় কর। অবশ্য মোহরাণার প্রস্তাব হওয়ার পর পারস্পরিক রোমন্দীর সাথে যদি তোমাদের মধ্যে 
প্র সমঝোতা হয়ে যায়, তবে তাতে কোন দোষ নেই আল্লাহ সর্বজ্ঞ জ্ঞানী । হ 
শট ২৫. আর তোমাদের মধ্যে যে-ব্যক্তি বংশীয় মুসলমান মেয়েদের বিয়ে করতে পারে না সে যেন তোমাদের 
রি মালিকানা ভুক্ত ক্রীতদাসীদের মধ্যে হতে এমন নারীকে বিয়ে করে যে মু'মিনা হবে। আল্লাহ তোমাদের ঈমানের 
] অবস্থা খুব ভাল করেই জানেন। তোমরা সব মূলতঃ একই গোত্রের লোক, 


সুরা আনৃ-নিসা-৩ ৯ == 
bn 
বিবাহ কর 


LARP VII 


৫ OB nel রি 9৩84 ৬১৩ 
Hl লিন্ত হয় যদি তখন AE হয় যখন পর * উপ-পতি হকার 


প্র 725৫ ৩5. Bs ১৩ 


যদি এবং 772 তা করে দে ওলালে এম 


৫ নি ৰঘু 92° 


625 £ 4) £ 5 ৬ এ 


আল্লাহ এবং তোমাদের জনে) উত্তম ভোমরা বর কর 
নর হল : 
[ নিয়ে তাদের সাথে বিয়ে করে নাও এবং প্রচলিত পদ্থায় ‘মোহরাণা' আদায় কর, যেন তারা বিয়ের দুর্গে সুরক্ষিতা [ 
পি হয়ে থাকে এবং স্বাধীন মুক্ত হয়ে যথেচ্ছা ভাবে যৌন লালসা নিবৃত্ত করায় লিপ্ত না হয় ও গোপনে চুরি করে প্রেম | 
| করে না বেড়ায় । তারা যখন বিয়ের দূর্গে সুরক্ষিতা হবে তার পর যদি তারা কোন প্রকার ব্যভিচারে লিশ্ত হয় তবে 
॥ তাদের জন্যে নির্দিষ্ট শাস্তির মাত্রা বংশীয় স্বাধীন মেয়েলোকদের জন্যে নির্দিষ্ট শাস্তির-অর্ধেক৩১ | এই সুবিধা পর 
॥ দান করা হয়েছে তোমাদের মধ্যের সে লোকদের জন্যে ,বিয়ে না করলে যাদের তাকওয়ার বাঁধন ভেঙে যাবার ই 
] আশংকা হবে । কিন্তু তোমরা যদি ধৈর্য ধারণ কর তবে তা তোমাদের পক্ষে ভাল । আল্লাহ ক্ষমাকাম্মী মেহেরবান। | 
|] ৩১. এই রুকুতে 'মুহসানাত' (সুরক্ষিতা মেয়েরা) শব্দটি দুই ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। প্রথম- বিবাহিত 
£1 স্ত্রীলোক যারা স্বামীর সংরক্ষণ লাভ করেছে। দ্বিতীয় বংশীয়-মহিলা যারা পারিরারিক ও বংশীয় সংরক্ষণের | 
মধ্যে আছে, যদিও তারা বিবাহিতা না হয়। ২৪নং আয়াতে “মুহসানাত' শব্দটি ক্রীতদাসীর বিপরীতার্থক চু 
রূপে অবিবাহিত বংশীয় স্ত্রী লোকদের বুঝাতে ব্যবহৃত হয়েছে; আয়াতের বক্তব্য থেকে একথা পরিষ্কার বুঝা [লু 
যায়। পক্ষান্তরে ক্রীতদাসীদের ক্ষেত্রে ‘মুহসানাত’ শব্দ প্রথম অর্থে ব্যবহৃত হয়েছে; এবং সুস্পষ্ট ভাষায় বলা 
হয়েছে যখন তারা বিবাহবন্ধন সংরক্ষণের মধ্যে আনিত হবে, (কা-ইযা উহ্‌সিন্না) তখন তাদের ‘যেনা'র চু 
অপরাধের জন্য, “মুহসানাত' (অবিবাহিত বংশীয়) স্ত্রী লোকদের জন্য উক্ত অপরাধে নির্দিষ্ট শাস্তির অর্ধেক | 
৪৫১১১৪৯৪৫৪৭ রর 


=, 1 BAA Es 2 Z A টা টি 
2 ক. al 
: i রে ৯ এ রে ১৮০ 


রী Ba আল্লাহ এবং তোমাদেরকে ক্ষমা করবেন এবং তোমাদের পূর্বে ন 
] Fd . 23293 ১ A চহ 
: রর যি: 
£€ ১৮ ডে | ‘sl 
=| ০১ ৪ ৩ Me Bes ৩ ৯১৫০ নর 


: i ন 2 5 1% (গোধা ঃ 


] তোমাদের মাঝে তোমাদের মাল-সম্পদ As না At i 


চি ককু-৫ ডু 
ন্‌ ২৬. আল্লাহ চান যে, তিনি তোমাদের সামনে সেই পশ্থাসমূহ সুস্পষ্ট করে বিবৃত করবেন এবং সে পন্থা অনুযায়ী 
ন] তোমাদের পরিচালিত করবেন যা তোমাদের পূর্বগামী নেক ও আদর্শবান লোকেরা অনুসরণ করে চলত । আল্লাহ 
£4 নিজের রহমতের সাথে তোমাদের প্রতি লক্ষ্য করার ইচ্ছে রাখেন, তিনি জ্ঞানী ও বিজ্ঞ। রর 


ও জে, ও) জা 
UE, 


শু ২৭. হ্যা, আল্লাহ তো তোমাদের প্রতি রহমতের দৃষ্টি নিক্ষেপ করতে চান, কিন্তু যারা নিজেদের নফসের লালসার 
ই] পায়রুবী করে তারা চায় যে, তোমরা সত্যের পথ হতে ভ্রষ্ট হয়ে বহু দূরে সরে যাবে। 
২৮. আল্লাহ তোমাদের উপর বাধা-নিষেধের বোঝা হালৃকা করতে চান, কেননা মানুষকে অনেক দুর্বল পয়দা [পু 


॥ করা হয়েছে। 


oF oe দে ও 


সন্তোষের ভিত্তিতে ব্যবসা 


পি ও ৮৫ 29 6) , ৫৫৫ 


ডে হলেন আল্লাই নিশ্চয়ই তোমাদের নিজেদের তোমরা হত্যা করো না এবং 


2 ALES 3 Hd 22 21 পার রে 
aL ৬ 30s Bs ৩ Cr 


তাকে কলসার ত যুল্‌ম স্বরূপ ও বাড়াবাড়ি স্বরূপ ৰন 


2 ১2 ৩ 91 


5 তোমরা বেচে চল 


Fe ১৩৫? ৫2৮ এ + 24 রর 022 রর 2 
Hs ১৬ ৬ 


রও তোমাদের ছোট তোমৰ মোর ক তা থেকে রে যা ক 


৪৫৮ 4553 


প্রবেশ পথে 


| লেন-দেন তো পরস্পরের সন্তোষের ভিত্তিতে হওয়া আবশ্যকণ২। এবং তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা 

গ্লু করোনা ৩৩। নিঃসন্দেহে বিশ্বাস করো যে, আল্লাহ তোমাদের প্রতি বড়ই দয়াবান। 

রী ৩০. যে-ব্যক্তিই অন্যায় বাড়াবাড়ী ও যুলমের সাথে এ রূপ করবে, তাকে আমরা নিশ্চয়ই আগুনে নিক্ষেপ করব, 

পি আর আল্লাহর পক্ষে এ কিছুমাত্র কঠিন কাজ নয়। Fe 

নি ৩১. তোমরা যদি সেই সব বড় বড় গুনাহের কাজ হতে বিরত থাক, যা হতে বিরত থাকার জন্যে তোমাদেরকে ' | 

| নির্দেশ দেয়া যাচ্ছে, তবে তোমাদের হোট ছোট দোষ-ক্রুটি তোমাদের হিসাব হতে খারিজ করে দিব। এবং 

: তোমাদেরকে সম্মানের স্থানে দাখেল করব । টি 

৩২ বাডিল না অর্থাৎ লেই সমন্ত পহা বা সত্যের বিপরীত এবং পরত ও নৈতিক চি উতর দিক দিয়ে 5 

5 অবৈধ । ‘পারস্পরিক সন্তোষ’ এর অর্থ স্বাধীন ভাবে জেনে ও বুঝে যে সম্মতি দান করা হয়। কোন চাপ, 
ধোকা ও প্রতারণার দ্বারা অর্জিত সন্তোষ বা ‘সম্মতি’ ‘সন্তোষ’ বা “সম্মতি'ই নয়। হর 
এই বাক্যাংশ এর পূর্বের বাক্যাংশ্যের সম্পূরকও হতে পারে; আর এটি একটি স্বতন্ত্র বাক্যও হতে পরে। যদি | 
পূর্বের বাক্যের সম্পূরক হিসাবে গ্রহণ করা হয় তবে অর্থ হবে অপরের মাল অবৈধভাবে ভক্ষণ করা , পু 
নিজেকে নিজে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা । আর যদি এটাকে একটি স্বয়ং সম্পূর্ণ বাক্যাংশ রূপে থহণ করা. চী 
এ ক দত TE ATE SOT SE আর দ্বিতীয় আত্মহত্যা করোনা 


কিছুর 


৮৫৮2৫ 2 


৮5০15 ঠা SE Cs Or ০ HS 
আত্মীয় স্বজনরা এবং পিতামাতা ত্যাগ করেছে ১/৮০৪৪ আমরা প্রত্যেকের জন্যে এবং 


(তাদের) বানিয়েছি 


2 Ee | হরি ০৫ 2 


টি তোমাদেরঅংদীকার আবদ্ধ হয়েছে যাদের আর 


॥ ৩২. আর আল্লাহ তোমাদের মধ্যে কাউকে অপরের মোকাবেলায় যা কিছু বেশী দান করেছেন তোমরা তার লোভ 
করোনা । যা পুরুষেরা অর্জন করেছে সে অনুযায়ী তাদের অংশ রয়েছে, আর যা কিছু স্ত্রীলোকেরা অর্জন করেছে 
80088578058 
আল্লাহ নিশ্চয়ই প্রত্যেক বিষয়ে জ্ঞান রাখেন। টু 
৩৩. এবং পিতা-মাতা ও আত্মীয় স্বজন যাকিছু সম্পত্তি রেখে যায় আমরা তার প্রত্যেকটির হকদার নির্দিষ্ট করে . 
'দিয়েছি। আর যাদের সাথে তোমাদের চুক্তি ও ওয়াদা রয়েছে তাদের অংশ তোমরা তাদেরকে দান কর । B 


= 
=F 
) 
I 
জ! 
শি 
তি 
-B 
FU) 
রা, 
El 
ভৰ 
LR 
a) 
La 
LB 
©, 
|. 
ভে 
৪ 
i) 
J) 
Lf 
ln 
Ll 
[জা 
I 
en 
০8 
[এ 
/গ্র 
|.» 
১৪ 
এ 
Ha 
, ০.৪ 
a 
Ll 
০ 
5) 
ন) 
রি 
০৪ 
॥ 8 
্, 
a 
ছা, 
). 
i) 
০৪ 
শে 
৪. 
চা 
এআ 
Fl 
hal 
1৪ 
ৰ. 
oh) 
জা, 
DB 
A 
ৰথ ) 
ll 
যি 
ভা. 
1 - 8 
সা, 
I) 
জা 
0) 
রি 
2 
LB 
ছু 
Ll 
ভি 
©. 
০৪ 
Lh 
০৪ 
প্র. 
) 
a. 
০৪ 
৪ 
[) 


Eh আল্লাহ প্রত্যেকটি জিনিসেরই পর্যবেক্ষক ৩৪ । নর 

[হী ৩৪. পুরুষ স্ত্রীলোকদের পরিচালক৩৫ এই কারণে যে, আল্লাহ তাদের মধ্যে এককে অপরের উপর বিশিষ্টতা দান 
নু করেছেন, এবং এ জন্যে যে, পুরুষ তার ধন-সম্পদ ব্যয় করে। অতএবযারা সৎ মেয়েলোক আনুগত্য পরায়ণা 
টু হয়ে থাকে এবং পুরুষদের অনুপস্থিতিতে আল্লাহর রক্ষাণাবেক্ষণ ও পর্যবেক্ষণের অধীনে তাদের অধিকার রক্ষা 


মি করে। 


লী ৩৪. আরববাসীদের মধ্যে এই নিয়ম ছিল যে, যেসব লোকের পরস্পরের মধ্যে বন্ধুত্ব ও ভাতৃ সম্পর্কের অঙ্গীকার- চু 
2s প্রতিশ্রুতি করা হতে! তারা একে অপরের মীরাস পাওয়ার হকদার হতো। অনুরূপ ভাবে যাকে পালক-পুতর 
রাখা হতো সেও মুখ-ডাকা (পালক) পিতার উত্তরাধিকারী হতো । এই আয়াতে জাহেলী যুগের এই নিয়মকে [লু 
বাতিল ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে, আমি মীরাস বন্টনের যে বিধি দান করেছি, সেই নিয়ম চু 
অনুযায়ী আত্মীয়-স্বজনদের মধ্যে তা বন্টন হওয়া চাই। অবশ্য যেসব লোকের সংগে তোমাদের অংগীকার ও চু 
প্রতিশ্রুতি আছে তাদেরকে তোমরা জীবিত কালে তোমাদের যা ইচ্ছা তা দান করতে পারো। : 
‘কাউয়াম’ অথবা 'কাইয়েম' সেই লোককে বলা হয় যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা ব্যবস্থাপনার | 
ব্যাপারসমূহ সুষ্ঠু সঠিকভাবে পরিচালনা করার, রক্ষাণাবেক্ষণ ও পাহারাদারী করার ও তার সকল প্রয়োজন | 
“পূরণ করার জন্য দায়িত্বশীল হয়ে থাকে। ন 


EE . ২৯৯ EESTI পারা-৫ 


ৰ DED 5 Pd AS 214৫5 পারত 


টির রি রত ৬১১ 7৯2১ 
: টা ও তাদেরকেণতামরা তবে তাদের অবাধ্যতার 


5S = HS ০ ও 


তাদেরকে তোমরা মার ও 


জী 5 ৫ 2 


বা মধ্যেহতে একজন শালিশ ও. 


2) ৫1 ৮ 2 রে 


লে সপ লক 
বুঝাতে চেষ্টা কর, বিছানায় তাদের হতে দূরে থাক এবং তাদেরকে মারধর কর৩৬। অতঃপর তারা যদি টু 
শর তোমাদের অনুগত হয়ে যায় তাহলে শুধু শুধুই তাদের উপর নির্যাতন চালাবার ছুতা তালাশ করো না। নিঃসন্দেহে 
ই মনে রেখো যে উপরে আল্লাহ রয়েছেন যিনি অধিক বড় ও উচ্চতর । 
শনি ৩৫. আর কোথাও যদি তোমাদের স্বাসী-স্রীদের পারস্পরিক সম্পর্ক নষ্ট হওয়ার আশংকা হয় তবে একজন শালিশ ( 

পুরুষের আত্মীয়-স্বজনদের মধ্যে হতে এবং আর একজন স্ত্রীলোকের আত্মীয়দের মধ্যে হতে নিযুক্ত কর। তারা | 

দুইজনই ৩৭ সংশোধন ও মিটমাট করতে চাইলে আল্লাহ তাদের মধ্যে মিল-মিশের অবস্থা সৃষ্টি করে দিবেন। টু 
দি আল্লাহ সবকিছু জানেন, সর্বাভিজ্ঞ। 5 
টি ৩৬. তিনটি কাজ একই সময়ে করার কথা বলা হচ্ছে না। বরং এখানে অর্থ হচ্ছেঃ সর মধ্যে বিদ্রোহী মনোভাব চু 
র্‌ দেখা গেলে এই তিনটি পন্থায় চেষ্টা তদবির করার অনুমতি আছে। অবশ্যই এই চেষ্টা-তদবিরের ব্যাপারে টু 
অপরাধ ও শান্তির মধ্যে আনুপাতিক সামঞ্জস্য রক্ষা করা আবশ্যক হবে। যেখানে সহজ ও হালকা তদবিরে [লু 
সংশোধন সম্ভব সেখানে কঠোর ব্যবস্থা অবলম্বন উচিৎ হবে না। নবী করীম (সঃ) স্ত্রীদেরকে প্রহার করার পু 
অনুমতি যখনই দিয়েছেন, দিয়েছেন খুবই অনিচ্ছা সত্তেও - তবুও তিনি মারধরকে অপছন্দই করেছেন। ট 
এখানে ‘দুইজন’ অর্থঃ দুইজন শালিশও হয়; এবং স্বামী ও স্ত্রী এই দুইজন-এও হয়। প্রত্যেক বিবাদ- [থর 
বিসংবাদের মীমাংসা স্ব; Abd TLL Dll nd LLL SELL: 
৮২ রি আতিক রি 


aaa প্রেস Enna alae EEE 
ww. আত জা জজ. ৮ = = ‘eo. = mm. "=, আগা, 'থ 1. আর্ত "জা 'আর্ এ 


শপ 


ছা 
|» 

জা, 

= 
০ 

a. 
8 

ll 
০৪ 

ঢং 
0] 


a [ [0 আর. ন নর 
এ LL আআ an RAs a আজ শে ও এ আআ ও আ পেজ জল 8:2৮ 55 প্র ও হি জজ আত জি ও আহ আজ 


ফারাজ হেরা 552 5 ভরের 


পিতা মাতার সাথে গু কোন কিছুকে তার তোমরাপিরক না ও আল্লাহর তোমরা ইবাদত এবং 2 


০ 5 কা 2 2 ৫ 5৬৩ এ US) 


{ সৎ ব্যবহার 
অভাব গ্রস্থদের ও “তীয় - স্বজনদের সাথে এবং { ঠ 


৮৯৩৩) ও 5 এ Rl 2 2 ১ ia 2 2 


পির 


প্র) চ) জু) ONE জা, 2 আ। ৪ জা শা 
উর) জা) জা, জা জ। জা? ভা 2) জা? ও) জা? ভা ain জা? ভা n 


রস এ রেসি এল a a রেলে রসে রসে a রান হাজি পালি রাহ 


ও জে =) 
এ দিদি 


ডানহাত মালিক হয়েছে যা 
77 


৩5১৫ 


91৯ 


টি 
LC 
এ 
a 
en 
Lh 
শা 
আআ. 
০ 
জজ 
জি 
প্র. 
এ 
tl 
all 
জা, 
০ 
রি 
| ৪ 
১৪ 
0, 
১2 
8. 
০ 
i 
1 ০৪ 
i) 
1 
a. 
নী) 
a 
০৪ 
Bl 
NW 
B.. 
০8 
a 
এ 
রী. 
০৪) 
তি 
এর 
রক 
এই 
u. 
= 
=) 
a. 
= 
a 
এ 


৩৬. আর তোমরা সকলে আল্লাহর বন্দেগী কর, তার সাথে কাউকে শরীক করো না; পিতা-মাতার সাথে ভাল 
ব্যবহার কর; নিকটাত্মীয়, ইয়াতীম ও মিসকীনদের প্রতিও । এবং প্রতিবেশী আত্মীয়ের প্রতি, আত্মীয় প্রতিবেশীর 
প্রতি, পাশাপাশি চলার সাথী৩৮ ও পথিকের প্রতি এবং তোমাদের অধীনস্থ ক্রীতদাস ও দাসীদের প্রতি দয়ানুখহ 
প্রদর্শন কর । নিশ্চিত জেনো, আল্লাহ এমন ব্যক্তিকে কখনও পছন্দ করেন না যে নিজ ধারণায় অহংকারী ও 
নিজেকে বড় মনে করে গৌরবে বিভ্রান্ত ৷ 


nine hs nan 


uaa. 8) হা) জে) n,n. pn, জা, 
না রে CRIN 


শে যা টা 
m 


৩৮. “সাহেবিল জামবে’ - “পার্শ্বের সাথী'র অর্থ- একত্র বসবাসকারী বন্ধু হতে পারে; কোথায়ও কোন সময় 
সাময়িক ভাবে একজনের সংগী হয় তাকেও বলা যেতে পারে। অর্থাৎ আপনি বাজারে চলেছেন, এবং কোন 
ব্যক্তি আপনার সংগে পথ চলেছে; বা আপনি কোন দোকানে জিনিষ খরিদ করছেন আর কোন দ্বিতীয় | 
খরিদদার ও আপনার পাশে বসেছে; বা সফরে কোন ব্যক্তি আপনার সহযাত্রী হয়েছে । এসব অস্থায়ী ও ৪২ 
সাময়িক প্রতিবেশীদেরও প্রত্যেক ভদ্র ও সন্্রমশীল মানুষের উপর কিছু না কিছু হক আছে। সুতরাং তার | 

. প্রতি যথাসম্ভব ভাল ব্যবহার করা ও তাকে দুঃখ দেয়া থেকে বিরত থাকা কর্তব্য । , i‘ 


jE, 
‘= 


aa san 


নুহ: 


202d তে 2 এ 


৩৩পা 2 ৮ ৭৮০৯ ০ (6 ৩৯৮৮৪ ১ 


তার্ৰ অনুগ্রহ " গোপন করে ও 


হর 2 4 DAAC পর 2. A 

রর 64 Gls ০৮৩ 
যারা অপমানকর আযাব এমন অকৃতজ্ঞদের জন্যে 

৫ R= 320A AI 

J3 0 5৪ ৮৪৪৭ 


না এবং লোকদেরকে দেখানোর জন্যে তাদের সম্পদপুলো 


PE হো) জু) 2) আও হে) 0) mo NTT TE TTT । জা) ভি) হো) জে) TT TCT উঃ জা, জা 
Haun জা) জা ছা) জা) হা) হও 1 ভা? জো ভা। হা? জা আহ) জা) হা, জা) জা, জা জা জা ছা) ভা। জা জা, হা 


AA 


27722 রর বর 
A oh ডি ৩ 2 3D 2 
তার জন্যে শয়তান হবে যার দিনের উপর 


এবং আখেরাতের 
2 
অতি অতপর 


naa ewe 


Ll 
a 
a 
হত 
ঙ 
1 
৭ 


enw 


SPs anna a anne ee 


দু ৩৭. সে সব লোককেও আল্লাহ পছন্দ করেন না যারা নিজেরা কার্পণ্য করে, অন্য লোককেও কার্পণ্য করার 
£ উপদেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দান করেছেন তা লুকিয়ে রাখে । এরূপ অকৃতজ্ঞ লোকদের 

তি জন্যে আমরা অপমানকর আযাবের ব্যবস্থা করে রেবেছি। 

পট ৩৮. আর সে সব লোককেও আল্লাহ পছন্দ করেন না যারা নিজেদের ধন-মাল শুধু লোকদের দেখাবার ছলে 
চু] ব্যয় করে থাকে, আর প্রকৃতপক্ষে তারা না আল্লাহর প্রতি ঈমান রাখে, আর না পরকালের প্রতি ৷ সত্য কথা এই 
] যে, শয়তান যার সংগী হয়েছে তার ভাগ্যে খুব খারাব সংগীই জুটেছে। 


এম 


meme nnn n,n mw. nnn n,n. n, neue mm n,m m,n, nnn, NE nen Ran, e END n ny 


বে রি] 


1৯2২1 5 ১৯৯ 2৯১ 
দিনে 


৬১৫৬ এতো 


৮৯ 


করব 
পর্টি ১৫ ০ঠ পারত পার্ট 82র্তি পাঠ ৪ 


তাদেরকে মিশিয়ে যদি করেছে ও করেছে যারা 
রসূলের অবাধ্যতা কুফরি 


৩৯. তাদের উপর কি বিপদটা ঘটত যদি তারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনত, এবং আল্লাহ যা কিছু 
দিয়েছেন তা হতে খরচ করত? তারা যদি এরূপ করত, তা হলে তাদের এই নেক কাজ আল্লাহর অগোচরে থেকে 


যেত না। 
৪০. আল্লাহ কারও উপর একবিন্দু পরিমান যুলম করেন না; কেউ যদি একটি নেকী করে তবে আল্লাহ তাকে 


| দ্বিগুন করে দেন, তদুপরি তিনি নিজের তরফ হতে আরও বড় ফল দান করেন। 


এ] ৪১. তার পরে চিন্তা কর যে, আমি যখন প্রত্যেক উম্মাতের মধ্যে হতে একজন করে সাক্ষী হাযির করব, এবং এ 
হু] সমস্ত সম্পর্কে তোমাকে (হে মুহাম্মাদ) সাক্ষী হিসেবে পেশ করধ তখন তারা কি করবে! 

8] ৪২. তখন সে সব লোক- যারা রসূলের কথা মেনে নেয়নি, বরং তার না-ফরমানিতেই নিযুক্ত রয়েছে- কামনা 
ধ] করবে, হায়! যমীন যদি ফেটে যেত এবং তার মধ্যে সে প্রবেশ করতে পারত! 


2 তি ০৩ J 


IL পথ অভিত্রকারী 
(অন্যকথা) হলে কিন্তু Be না এবং 


লু] কিন্তু সেখানে তারা নিজেদের কোন কথা গোপন করতে পারবেনা। 
রি ৪ওঁ হে ঈমানদারগণ, তোমরা যখন নেশায় মাতাল অবস্থায় থাক তখন নামাজের কাছেও যেওনা৩৯। নামায 
| তখন পড়বে যখন তোমরা কি বলছ তা সঠিকভাবে জানতে পারবে৪০। অনুরূপ ভাবে অপবিত্র অবস্থায়ও ৪১ 
নী নামাযের কাছে যাবে না, যতক্ষণ না গোসল করে নিবে; কিনতু যদি পথ অতিক্রমকারী ৪২ অবস্থায় থাক তবে 
[8] অবশ্য অন্যরূপ হবে। 


এ হচ্ছে “মদ' সম্পর্কে দ্বিতীয় হুকুম । প্রথম নির্দেশ সূরা বাকারার ২১৯নং আয়াতে উল্লেখ হয়েছে। £ 
* নামাযে মানুষের এতটা চেতনা থাকা আবশ্যক যে, নামাযে যা পড়ে সে সম্পর্কে যেন তার বোধ থাকে। তার চর 
বোঝা দরকার সে নিজ যবানে কি উচ্চারণ করছে। এ রকম যেন না হয় যে, দাড়ানো হলো নামায পড়তে | 
কিন্তু আরম্ভ করা হলো গযল গান করতে! এ 25 
সংগম জনিত বা নিদ্রায় শুক্রুক্ষরণ জনিত অপবিত্রতাকে 'জনবাত' বলে। 
একদল ফকিহ ও তফসিরকার এই আয়াতের অর্থে এই বুঝেছেন যে জনবাতের অবস্থায় মসজিদে প্রবেশ | 
করা সংগত নয়; অবশ্য কোন কাজের প্রয়োজনে মসজিদের মধ্যে থেকে অতিক্রম করা বৈধ হবে। দ্বিতীয় | 
দলের অভিমতে এর অর্থ -সফর। অর্থাৎ সফর কালে কোন ব্যক্তির জনাবতের অবস্থা হলে সে তায়াম্মুম দ্বারা [চট 
পবিত্রতা হাসেল করতে পারে। হন 


_A আ এজ nnannsnasanannasasanananns.a smn আআ জং জ 
= 


ES Ad 
ধন 


| 


[od 


982 ৮6 2) Ey এটি ও 


ক্ষমাশীল মাফকারী হলেন আল্লাহ নিশ্চয়ই তোমাদের হাতগুলোকে ও তোমাদের মুখমন্ডলকে | 


1 2" SLD 5656 পাঠ ত্ছু A 
৮১5৯ 62 ৮৪ BI ০2৬ 41 
কিতাবের 


আর, জজ আজ জজ 15:51 111 11 1১, জর .8 


৪৮০8 
/ জে) ও.) জা) mag. আআ) জং জা) ma, আ) জিও nnn gay es ভা; amen Bs. EB. 
GU, En, ভা EDC, ও আহা রা হা জং ডা জজ তা জং জা জা আহ হা জং শি 


৯ কা 
এক অংশ 


জং 


প্র 


LS. ma. 2) জি) জা 
পা ua, 


m:n 
us Ee 


|. ».র 
lal | 
০৪ 
রা 
রঃ 
০৪ 
এ. 
এ 
ৰৈ 
78 
এ. 
টি 
VE 
LN 


(জ্ঞানের) 
৮৮54 iE 24 (22273 পর তর্বা ও পে ০৫৫ 
edt ৯৩ Ul ১৩৪৪ 5 ALS 9258 


(সঠিক) পথ তোমরা হারিয়ে ফেল যে তারাকামনা করে ও পথন্দরষ্টতা তারা ক্রয় করে 


saree 


ও জা জা 
তাজ তি 


জজ 


আর যদি তোমরা অসুস্থ অবস্থায় থাক. কিংবা পথিক অবস্থায় থাক, অথবা তোমাদের মধ্যে 
কেউ যদি পায়খানা করে আসে, কিংবা তোমরা যদি স্ত্রী সহবাস করে থাক৪৩, আর তার পর যদি পানি না পাও, 


তবে পবিত্র মাটির সাহায্য গ্রহণ কর এবং তা দিয়ে নিজের মুখমন্ডল ও হাত “মসেহ' কর৪৪আল্লাহ নিঃসন্দেহে 
কোমপতার সাথে কাজ নিয়ে থাকেন ও তিনি ক্ষমাশীল। 

88. তুমি সে সব লোকও কি দেখেছ যাদেরকে কিতাবের জ্ঞানের কিছু অংশ দেয়া হয়েছে? তারা নিজেরা মূর্খতা 
ও গোমরাহীর খরিদ্দার সেজে বসেছে, বরং তোমাদেরকেও পথভ্রষ্ট করতে চাইছে । 


৪৩. স্পর্শ করার অর্থ কি, এ সম্পর্কে মতভেদ আছে। কিছু সংখ্যক ইমামের মতে এর অর্থ স্ত্র-সহবাস। ইমাম 
আবু হানিফা ও তার সহচরগণ এই অভিমত গ্রহণ করেছেন। পক্ষান্তরে অন্য কিছু সংখ্যক ফকিহর মতে এর 
অর্থ 'স্পর্শ করা’ বা ‘হাত লাগানো” মাত্র । ইমাম শাফীও এই মত গ্রহণ করেছেন৷ ইমাম মালিকের মতে, যদি 
পুরুষ বা স্ত্রীলোক কামনাবশে এক অন্যকে স্পর্শ করে তবে ওযূ নষ্ট হবে, কিন্তু কামভাব ছাড়া যদি একের 
দেহে অন্যের স্পর্শ লাগে, তবে তাতে কোন ক্ষতি নেই। 

এই নির্দেশের বিস্তারিত কথা এই যে, কেউ যদি ওযুহীন হয়, বা কারো যদি গোশলের প্রয়োজন হয় কিন্তু | 
পানি না পাওয়া যায় তবে তায়াম্মুম করে সে নামায় পড়তে পারে । আর যদি কেউ অসুস্থ্য ও রোগপস্থ হয় টু 
এবং গোশল বা ওযু করলে তার ক্ষতি হওয়ার আশংকা হয় তবে পানি পাওয়া গেলেও তায়াম্মুম করার ন 
অনুমতির সুযোগ সে গ্রহণ করতে পারবে । র্‌ 


এ 
As 


AE: RY 


COI SI TT TRY 
॥ জা ও জা) আা। জা? ভা জা। en, 


এগ) ঢা) আও) আ। আআ) ১ জা) Ee, জা) জং আহ 
পাশা ars os 
Ban ug: 
Bu. 01 জা জা 


চেখে তরল ৩১ 


rT a টু 


heres শলিশতি 


চি ৬ sb আরে ও প্ এ) এ 


যথেষ্ট যথেষ্ট এবং ভোমাদের শুলের সম্পর্কে আল্লাহ এবং 
রত এ ৬ PAE by 


২০৯১০৪15502 Ld 92 els 490 


তারাবিকৃত করে ইহুদী হয়েছে যারা (তদের) টি আল্লাহই 
et হতে হিসেবে 


৬৬০ এ ১০৮ 6525 2 E314 ৩৫ ৮৪০ 


এবং তার জায়গাগুলো হতে কিন 


পন ৪৫. আল্লাহ তোমাদের শত্রুদের খুব ভাল করেই জানেন। তোমাদের সাহায্য ও পৃষ্ঠপোষকতার জন্যে আল্লাহই 
ন) ৪৬. যারা ইহুদী হয়েছে তাদের মধ্যে কিছু লোক আছে যারা শবদগুলোকে তার মূল অর্থ হতে সরিয়ে দেয়৪৫ এবং 
রি দীন ইসলামের বিরূদ্ধে বিদ্বেষ প্রকাশের জন্যে নিজেদের জিহ্বা বাকা করে বলে-“সামে'না ও আসাইনা”৪৬ ও 
ই] “এসমা গাইরা মূসমাইন”8৭ এবং “রায়েনা”৪৮ 


টু] ৪৫. এর তিন প্রকার অর্থ হতে পারে। প্রথম তারা আল্লাহর কিতাবের শব্দ অদল-বদল করতো; দ্বিতীয় তারা : 
রং নিজেদের মনগড়া ব্যাখ্যা দ্বারা আল্লাহর কিতাবের আয়াতের বিকৃত অর্থ করতো; তৃতীয় হযরত মুহাম্মদ | 
(সঃ) ও তার অনুগামীদের সহচার্ধে এসে তাদের কথা শুনতো এবং ফিরে গিয়ে লোকদের সামনে তার : 
বিবরণ দান করতো । তারা এক কথা বলতেন, কিন্তু ওরা নিজেদের নষ্টামি বশেঃ তার থেকে অন্য কথা 


বানিয়ে লোকদের মধ্যে বিকৃত প্রচার করতো । 


অর্থাৎ যখন তাদের আল্লাহর নির্দেশ শোনানো হতো তখন তারা প্রকাশ্যে উচ্চস্বরে বলতো 'সামে'না' অর্থাৎ a 
‘আমরা শুনেছি'। কিন্তু সেই সংগে অনুচ্চস্বরে চুপেচুপে বলতো ‘আ-সাইনা’ অর্থাৎ আমরা মানিনা। কিংবা নর 
'আতাইনা' (আমরা মেনে নিলাম)। শব্দটি এরূপভাবে জিহবা বাকিয়ে বিকৃত করে বলতো যে তার দ্বারা তা [ধু 


“আসাইনা' (আমরা মানিনা) হয়ে যেতো। 


অর্থাৎ কথাবার্তা বলার মধ্যে যখন তারা হযরত মুহাম্মদ (সঃ) কে কিছু বলার ইচ্ছা করতো তখন তারা ৃ 


বলতো-.... LR. এবং সংগে সংগে বলতো- .. 


EBs aap, জি জজ IN TON ON TN SN TR TET TET হা) হে জা) ডি, LE) EB. 
ns nnn nn নি una ans nn aaa eae ae nae 


৪] আমরা মানলাম আমরা শুনলাম বলত তারা বাস্তবিক যদি 


টাও টে ৫ 0৮ GE 
রর গত ও তাদের জন্যে উত্তম হত নিশ্চয় আমাদেরপ্রতিলক্ষ্য 


ALL, 22 22 পারি 2 NEN EAA NC 
৪৮388] CIE HK 056 এটা AGS 99: 


খ্যক এ তারা ঈমান অতএব তাদের কারণে আল্লাহ তাদের অভিশাপ 
অল্পসংখ্যক এ ছাড়া না কৃফরীর দিযেছেন 


রড ৩ is) এ ৮ এ BG 


২ ৫০৬ এ বিষয়ে তোমরা ঈমান আন 


হি রত 2 0 5 45 Es AS 


| ও তোমাদের সেটাও রর 


ED) 
ee ৮৮৮৩৭ যেমন তাদের অভিশাপ দেব অথবা উল উপর ডা অতঃপর 
আমরা ফিরাবো আমর 


ঃ %/8 2 | ৬০৫ 5 
নও ৫4: ie 481 পা ৮6 55৬৪) 


কার্যকরী আল্লাহ আদেশ . হয়ই এবং শনিবার 


অথচ তারা যদি “সামে”না ও -আতা'না” এবং “এসমা” ও 
2] “উনযুরনা” বলতো, তবে এ তাদের পক্ষেই কল্যাণকর হত; আর এটা ছিল প্রকৃত সততার নীতি ৷ কিন্তু তাদের 
৪] উপর তাদের কৃফরির কারণে আল্লাহর অভিশাপ পড়েছে এজন্যে তারা খুব কমই ঈমান এনে থাকে । 
£] ৪৭. হে কিতাবধারী লোকেরা! তোমরা সেই কিতাব মেনে নাও যা আমি এখন নাযিল করেছি এবং যা তোমাদের 


চর নিকট পূর্ব হতে মওজুদ কিতাবের সত্যতা স্বীকার ও সমর্থন করে। এর প্রতি ঈমান আন- এই কঠিন বিপদের 


= পূর্বে যে, আমি চেহারা বিকৃত করে পিছনের দিকে ঘুরিয়ে দেব অথবা শনিবার-ওয়ালাদের ন্যায় তাদেরকে 
৪] অভিশাপযুক্ত করে দিব। স্বরণ রেখো, আল্লাহর হুকুম অবশ্যই কার্যকরী হয়ে থাকে। 


Am. এছ om a mm oa a om mo mm Lm om om mom oe mem. আজ 
EB’ জং জা ভাজ NE’ হে ছা) জে) un un প। [জা চু) a. পা আহা) R'E ERNE EE EOE জা জা, 


Bu 


আপ ০ 
আআ, ঘা আজ? 


Pa Ta ain ae us আজান 


পা/১৫ 24 2.24 A পাধু ৰ 
RB ০1 ১৪০ ») 4৮ ৬! 
মাফ করেন কিন্তু তারসাথে শিরক করাকে মাফ ফরেন না আল্লাহ নিশ্চয় 
ঠা তি ৫ ঠর্পে পনি 
৩০ ভ৫৮ ৬ ৯৬৯ 
কেউ তিনি ইচ্ছে এটা 
সে রচনা করল নিশ্চয়ই তবে আল্লাহর সাথে শিরক করে যে কেউ এবং করেন যাকে নিন 
টা ৮১৯১৫ Ai পার্ট 30 
: | or চি এও, 0) ৯ ৮) © 


তাদের নিজেদেরকে ৭ হি প্রতি তুমি দেখ নাইকি 


22 


: হি A এপার 25 2 24 পো 
৬৬, টিতে 5778 dnl ৬৪ 
সুতা পরিমাণও মাহ না এবং তিনি ইচ্ছে করেন যাকে পরি করেন আল্লাহই বরং 

(কারও প্রতি) 


তারা রচনা করে কেমন লক্ষ্য কর 


৪৬ 5 


(হিসাবে) 


টু ৪৮. আল্লাহ কেবল শেরকের গুনাহ-ই মাফ করেন না; এ ছাড়া আর যত গুনাহ আছে তা-যার জন্যে ইচ্ছা মাফ 
0 করে দেন। যে লোক আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করল; সে তো বড় মিথ্যা রচনা করল, এবং বড় কঠিন 
নু গুনাহের কাজ করল। 


৪৯. তুমি সেই লোকদেরও দেখেছ যারা নিজেদের পবিত্রতা ও আত্মশুদ্ধির গৌরব করে থাকে? অথচ প্রকৃত 


দর পবিত্ৰতা ও শুদ্ধি তো আল্লাহ যাকে চান দান করেন এবং (যারা এই পবিত্রতা ও শুদ্ধি পায় না, প্রকৃত পক্ষে) 
রি তাদের প্রতি এক বিন্দু পরিমাণ যুলুম করা হয় না। 


৫০ 6:54 ৫9০ 


2) ও) 8) জজ) ea, 
EPRI জং জং 


awe) 


Hed, OEE 


Bn 
আআ 


৫০. দেখনা, এরা আল্লাহ সম্পর্কে সম্পূর্ণ মিথ্যা কথা রচনা করতেও এতটুকু কুষ্ঠিত হয় না। তাদের প্রকাশ্য হু 


গুনাহগার হওয়ার জন্যে এই একটি গুনাহই যথেষ্ট। 


৮৫ রর আদ ৫ 


(৬৫১৯০, ০৮৪ 2 


টা A232 

2 32 ew 

তাদেরকে অভিশাপ (তারাই) 
দিয়েছেন যাদের 


টি] রুকু-৮ 

শি ৫১. তুমি কি সেই লোকদের দেখনি যাদেরকে কিতাবের জ্ঞানের একাংশ দেয়া হয়েছে এবং তাদের অবস্থা এই 

ন] যে, তারা 'জিব্ত'৪৯ ও “তাগুত'কে৫০ মেনে চলছে এবং কাফেরদের৫১ সম্পর্কে বলে যে, ঈমানদার লোক ( 
লু] অপেক্ষা এরাই তো অধিকতর সঠিক পথে চলছে। রহ 
৫২. বস্তুতঃ এ সব লোকের উপরই আল্লাহতা'আলা লা'নৎ পাঠিয়েছেন। আর আল্লাহ যার উপর লা'নৎ পাঠান চর 
ই] তার কোন সাহায্যকারী তুমি পাবে না। : 


‘জিবৃত' এর আসল অর্থ-অর্থ শূন্য, ভিত্তিহীন নিক্ষল জিনিষ । ইসলামী পরিভাষায় জাদু, গোনা-পড়া ‘i 

(জ্যোতিষ), ফাল গ্রহণ, টোনা টোটকা, শগুন (কুসংক্কারমূলক শুভাশুভ লক্ষণবিচার বিদ্যা, মাহুরাত-) এবং 

অন্যান্য সকল প্রকার কুসংক্কারপূর্ণ অমুলক ধারণা ভিত্তিক ও খেয়ালী কথাবার্তা ও জিনিসকে 'জিবৃত’ বলা (৪ 
হয়। ৪ 

সূরা বাকারার ৮৯-৯০ টীকা দ্রষ্টব্য । 

এখানে ‘কাফের’ বলতে আরবের মুশরিকদের বোঝানো হয়েছে। 


পর্ণ এ ঠে ১ 


রত 2272 
২0৩1 
A 


€| 1 ক 

টে। ৯০ ৬৮৫১ ও 

বংশধরদের আমরা দিয়েছি (যদি তাই হয়) 
নিশ্চয় তবে 


৮51৯৫ Be? 4 221.2% A ৫ পর 5৮ A 
৪ ৫১৯৮ Se ১১) ৪ ৩ ৪ ৮৪ 
বিশাল 


2225 712 

Fa ১৮ 

রাজ্য তাদেরকে আমরা ও হিকমত ও কিতাব 
দিয়েছি 


১৮০৪০ 
ইবরাহিমের 


৮৫ 552 ঞু 


EG 4 24 223 Ld প্রত ॥ 2g 2 
৮০৮৮ ০০ ওত প্রত ১ ৫23 ডগা ৩ বশ 


তা থেকে বিরত রয়েছে কেউ কেউ তাদের মধ্য আর তার উপর ঈমান এনেছে কেউ তাদের অতঃপর 
হতে কেউ মধ্যে 


শ্রী ৫৩. রাষ্ট্র পরিচালনার ব্যাপারে তাদের কোন অংশ আছে কি? যদি তাই হত, তবে তারা অন্য লোকদেরকে 
রি একটি ফুটো কড়িও দান করত না। 

পি ৫৪. তাহলে এরা অন্যান্য লোকদের প্রতি কি শুধু এজন্যে হিংসা পোষণ করে যে, আল্লাহ্‌ তাদেরকে বিশেষ 
দু] অনুগ্রহ দান করেছেন? যদি তাই হয় তবে তারা যেন জেনে রাখে যে, আমরা তো ইবরাহীমের সন্তানদেরকে 
নে কিতাব ও বুদ্ধি-বিজ্ঞান দান করেছি এবং বিরাট রাজ্য দিয়েছি। 

পু ৫৫. কিন্তু তাদের মধ্যে কেউ কেউ তার প্রতি ঈমান এনেছে, আর কেউ কেউ তা হতে মুখ ফিরিয়ে নিয়েছে, 


Hah 
চন 
a. 
m-| 
LR 
ভা. 
mn. 
n 
ছু 
চল 
১. 
~~, 
তে 
mo. 
চির 
চা 
চা 
জি 
সা 
LE 
নি 
ছু... 
সা 
চা 
চলি 
Eh 
lal 
নি 
হি 
A) 
mm 


চন 


|) জজ) || হা) আঃ জা 


পচ 


IETS হা) জা, TCT TICE TTY 
ছি নত কিছ een 


‘alas 


রে পে টু পর্ণ 215 রর 55 পা Err 1. টি টি 
মর ৬০৬ নি a 
প্র ৩23 15 চি UL elie 5৩৯ SS 
দুধ আমাদের প্রত্যাখ্যানকরেছে যারা নিশ্চয়ই অগ্নি শিখা জাহান্নামের যথেষ্ট এবং শর 
র্‌ 55৮25 2. পর 6.৮ 755 3 232 32 As ত] 
MRS Z ৬ লা Je AK ্ ’ রি 
ed ১১> ৯ JAE সর ৬১৯ > 
দয," তাত দে স্বলে যাবে যখনই al তাদের ভ্বালাবো আমরা শীঘ্রই 

পৃ আগুনে 
4 4 পপ পাও 2 ACAD 2০12 পচ 
E (৩1 ৮৬৬ 1৯১১ ৩১০, রা ভিডি, ৪৩৩৯ রর 
1 নিশ্চয়ই আযাবের তারা স্বাদ নেয় যেন (আরও অন্য) তাদের আমরা পান্টে পি 
2 22 ১ রি ৫ 
hy 4 ৬ > w ন 
ie নি ও ঈমান এনেছে যারা এবং চি হলেন আল্লাহ্‌ 2) 
২ এরর 5 2 2 ni 224, ০৫ | এ) পূ 
: চু ৩৬৪০ ০১৪ ভল "এ ০৯৮০) E 
2 তার পাদদেশে প্রবাহিত হয় জান্নাতে দের প্রবেশ করার আমরা নেকীর হু 
্ £ তারপর 2. 21৩৩ 

4 C0 0১১১৯ ~~)! 3 
রঃ অনভূকাল তার মধ্যে ইডি ঝর্ণাধারা হু 
হব 
রঃ আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্যে জাহান্নামের দাউ দাউ করা আগুনই যথেষ্ট৫২। রর 
$8 ৫৬. যে সব লোক আমাদের আয়াত মেনে নিতে অস্বীকার করেছে তাদেরকে নিঃসন্দেহে আমরা আগুনে নিক্ষেপ 
রঃ করব। যখন তাদের দেহের চামড়া গলে যাবে তখন তদস্থলে অন্য চামড়া সৃষ্টি করে দিব. যেন তারা আযাবের চুর 
11 স্বাদ পুরোপুরি গ্রহণ করতে পারে। বস্তুতঃ আল্লাহ বড়ই শক্তিশালী এবং নিজের ফয়সালাসমূহ কার্যকরী করার 
ho) জা 
| পন্থা-কৌশল খুব ভাল করেই জানেন। ট 
শু ৫৭. আর যারা আমার আয়াত মেনে নিয়েছে এবং নেক কাজ করেছে, তাদেরকে আমরা এমন বাগিচায় প্রবেশ হু 
£ুধ করাব, যার নিল্লদেশে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরদিন থাকবে, 
i c 
রঃ ৫২. মনে রাখা আবশ্যক, এখানে বনী-ইসরাঈলের হিংসাত্মক কথাবার্তার জবাব দেয়া হচ্ছে। এ জাবাবের, অর্থ চু 
“ৰ হচ্ছে- তোমরা কোন কথাটায় জুলে মরছো? তোমরা যেমন ইবরাহিমের (আঃ) সন্তান, এই বনী [ঘি 
বে. ইসরাঈলরাও তো সেরূপ ইব্রাহিমেরই (আঃ) সন্তান, ইব্রাহিমকে দুনিয়ার নেতৃত সম্পর্কে যে প্রতিশ্রুতি আমি ই 
দিয়েছিলাম, তা ইব্রাহিমের বংশধরদের মধ্যে মাত্র সেইসব লোকদের জন্য ছিল যারা আমার প্রেরিত কিতাব 55 
ie ও জ্ঞানের অনুসারী হবে। এই কিতাব ও জ্ঞান প্রথমে আমি তোমাদের কাছে প্রেরণ করেছিলাম, কিন্তু [ই 
a তোমরা নিজেদের অযোগ্যতার ফলে তা থেকে বিমূখ হয়ে গেলে এখন সেই জিনিসই আমি বনী- শু 
ঃ ইসরাঈলকে দান করেছি। এবং এটা তাদের সৌভাগ্য যে তারা এতে বিশ্বাস স্থাপন করেছে। হু 


পারি আআ ভি প্রাজ্ঞ রা আজ জজ আআ জজ লি জজ ভা. জজ ও জজ আজিও -হ আজ জে আজ জা জা জং জা জা জজ র্‌ 


সেখানে পবিত্র স্ত্রী পাবে এবং তাদেরকে আমি ঘন ছায়ায় আশ্রয় দান করব । 
৫৮. মুসলমানগণ ! আল্লাহ তোমাদেরকে এই আদেশ দিচ্ছেন যে, যাবতীয় আমানত তার যোগ্য লোকদের নিকট চপ 
সোপর্দ করে দাও। আর লোকদের মধ্যে যখন (কোন বিষয়ে) ফয়সালা করবে, তখন তা ইনসাফের সাথে | 
করো€৩, আল্লাহ তোমাদেরকে উত্তম নসিহত করছেন, আল্লাহ সবকিছু শোনেন ও.দেখেন। 


টু ৫৩. অর্থাৎ বনী-ইসরাঈল যে সমস্ত পাপে লিপ্ত হয়ে গেছে তোমরা তা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো । বনী- নর 
ন ইসরাঈলের লোকেদের মৌলিক ভুল-ক্রুটির মধ্যে একটি এই ছিল যে, 08859: 
সমূহ অর্থাৎ দায়িত্বের পদ এবং ধর্মীয় নেতৃত্ব ও জাতীয় কর্তৃত্বের মর্যাদা ও দায়িত্ব -অযোগ্য, সংকীর্ণচেতা, | 
দুশ্চরিত্র, নীতিহীন, বিশ্বাসঘাতক ও দুষ্র্মী, পাপী-ব্যাভিচারী লোকদের হাতে সমর্পন করত। ফলে খারাপ 
লোকদের নেতৃত্যুধীনে সমগ্র জাতি খারাপের পথে চলে যেতে লাগলো। মুসলমানদের উপদেশ দেয়া হছে 

যে তোমরা এরূপ পন্থা অবলম্বন করোনা । বনী ইসরাঈলের দ্বিতীয় খারাপ দুর্বলতা ছিল- তাদের মধ্যে থেকে চু 

বিচার-বোধ সম্পূর্ণ লোপ পেয়েছিল । ব্যক্তিগত ও জাতীয় স্বার্থের জন্য তারা বিনা দ্বিধায় ঈমানকে বিসর্জন চু 

দিতো, সুস্পষ্ট হঠকারিতার কাজ করতে তাদের কুষ্ঠা ছিল না, ইনসাফের গলায় ছুরি চালাতে তাদের বিন্দু | 

মাত্র সংকোচ বোধ হতো না। আল্লাহতা*আলা মুসলমানদের উপদেশ দান করেন তোমরা যেন এরূপ | 

অবিচারক হয়ো না। কারুর সংগে বন্ধুত্ব থাক বা শত্রুতা সর্ব অবস্থায় তোমরা যখন কথা বলবে তখন | 
বিচারের সংগে কথা বলো, এবং যখন কোন ফায়সালা করবে তখন ন্যায় সহকারে, ফায়সালা কর। ; 


সূরা আনৃ-নিসা-৩ 88 পারা-৫ 


টি 
০৮৪] 
আল্লাহর তোমরা আনুগত্য কর ঈমান এনেছ 


5 তে 2 2 Fd 
ul এক ৯ 2) sl » 
যদি অতঃপর তোমাদের মধ্যহতে রি অধিকারীর এবং 

অর্থাৎ দায়িতৃশীলদের) . 


2 2৫৮৫৫ 
Ji 5401 GL 5989 
রসূলের ও আল্লাহর প্রতি গর 
2০ 2 
১১১১ st 2 
দিনের ও 
৮১০৬ 


পু ৫৯. হে ঈমানদারগণ, আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রসূলের এবং সেসব লোকেরও যারা তোমাদের মধ্যে 
দু সামথিক দায়িত্ব সম্পন্ন । অতঃপর তোমাদের মধ্যে যদি কোন ব্যাপারে মত বৈষম্যের সৃষ্টি হয় তবে তাকে আল্লাহ | 
দু ও রসূলের দিকে ফিরিয়ে দাও৫৪, যদি তোমরা প্রকৃতই আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার হয়ে থাক। 


এই আয়াত ইসলামের সমগ্র ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি এবং ইসলামী রাষ্ট্রে চলু 
সংবিধানের প্রাথমিক ধারা । এতে নিম্ন লিখিত চারটি বুনিয়াদী নীতি স্থায়ীরূপে নির্দিষ্ট করে দেয়া হয়েছে £ 
(১)ইসলামী জীবন-বিধান ও রাষ্ট্র ব্যবস্থায় মূল আনুগত্যের হকদার একমাত্র আল্লাহতা'আলা । একজন টু 
মুসলমান সর্বপ্রথম হচ্ছে আল্লাহর বান্দা, তারপরে অন্যকিছু (২)ইসলামী রাষ্ট্র ও জীবন-ব্যবস্থার দ্বিতীয় চট 
বুনিয়াদ হচ্ছে রসূলের আনুগত্য । (৩) আর উপরোক্ত দুই প্রকার আনুগত্যের পর এবং এই দুইটির অধীন | 
তৃতীয় যে আনুগত্য মুসলমানদের উপর অবশ্য কর্তব্য তা হচ্ছে 'উলিল আমর' এর আনুগত্য । অবশ্য এই | 
'উলিল আমর’ খোদ মুসলমানদের মধ্য থেকে হতে হবে। “উলিল আমর’ বলতে সেই সব ব্যক্তিগণকেই | 
বুঝায় যারা মুসলামানদের সামগ্রিক ব্যাপার সমূহের পরিচালক ৷ আলেমরা রাজনৈতিক নেতা, দেশের শান 5 
ব্যবস্থার পরিচালক, আদলতের বিচারপতি, বা সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ে বংশ গোত্র, মহল্লা ও গ্রামের [লু 
নেতৃত্ব দানকারী সর্দার মাতব্বরগণ সকলেই 'উলিল আমরের' মধ্যে গন্য । (8) আল্লাহর নির্দেশ ও রসূলের 
আদর্শ হচ্ছে বুনিয়াদী কানুন ও আখেরী সনদ (2091 authority) ৷ মুসলমানদের পরস্পরের মধ্যে চি 
অথবা সরকার ও প্রজা সাধারণের মধ্যে যে বিষয় ও ব্যাপারে বিরোধ সৃষ্টি হোক না কেন, তার মীমাংসার | 
টুর: জন্য কোরআন ও সুন্নাতকেই ভিত্তিরূপে গ্রহণ করতে হবে এবং তা থেকে যে ফায়সালাই পাওয়া যাবে তার চু 
; তা চত 


রা চর পারা-৫ 


রর নি GL ১৮৮ ১৯৪৪৩ Ll ৩ ১৯০৯ 
যারা (তাদের) তুমিদেখনাই কি পরিণতিতে প্রকৃষ্টতর ও উত্তম এটা হ 
2 LA 2 NEA পা 2৬ 9 3227/1! ডা! পার্ট 2০979 3,7 
5 চা এ ৬ A গু পু র | 
০71 =; ৫০৫ রি সা Peed ০: 
2] নাযিল হয়েছে যা এবং তোমার প্রতি নাযিল হয়েছে এ বিষয়ে ঈমান এনেছে হো দাবীকরে ই 
৫ EBS A 2232 রা be 
ie) + E ত ALL নর) 
মধ 'তাগুতের' কাছে তার! বিচার প্রার্থী হবে যে মি: 
পয ৮112 ও 2:02 হ 
নিরব is ৩৩ ও টু 
তর শয়তান চায় কিন্তু তাকে উদারতার যে এ অথচ 
pa ৮1 ০৮৫ ১৫:০৫ EE 
নু : 
:* 324 | ff রি প্র 1 | | 1 ৰ 
ঙ Jnl 0৮ 2 dl ০% GILG E 
দ আল্লাহ 


টেলি 


এটাই সঠিক কর্ম-নীতি এবং পরিণতির দিক দিয়েও উত্তম ৷ 


রুকু-৯ 
৬০. হে নবী! তুমি কি সে সব লোকদের দেখনি যারা দাবী তো করে যে, আমরা ঈমান এনেছি সেই কিতাবের 


প্রতি যা তোমার প্রতি নাযিল হয়েছে এবং যা তোমার পূর্বে নাযিল হয়েছিল; কিন্তু তারা নিজেদের যাবতীয় 
ব্যাপারে ফয়সালা করার জন্যে ‘তাগুতে'র নিকট পৌছিতে চায়। অথচ তাগুতকে সম্পূর্ণ অস্বীকার ও অমান্য 
করার তাদেরকে আদেশ দেয়া হয়েছিল৫৫, মূলতঃ শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে সত্য-সঠিক পথ হতে বহুদূরে 
নিয়ে যেতে চায়। 

৬১. তাদেরকে যখন বলা হয় যে, আল্লাহ যা নাযিল করেছেন, সেই দিকে আস ও রসূলের নীতি গ্রহণ কর 


টিটি 


| 


জজ? 


পিট as ms aaa s 


৫৫. এখানে, তাগুত” বলতে সম্পূর্ণ রূপে বোঝানো হচ্ছে সেই শাসককে যে আল্লাহর আইনকে বাদ দিয়ে অন্য 
কোন আইন অনুযায়ী ফায়সালা করে এবং সেই বিচার ব্যবস্থাকে যা আল্লাহর সার্বভৌমত্ব ও প্রভুত্বের অনুগত 
নয় এবং আল্লাহর কিতাবকে সর্বোচ্চ সনদরূপে মান্য করে না। 


PCCP DC PC OC aC Ce OW BC, DPC A ms mm, PCR 


eH Hl Ho HC, BN 


CSS 


(যেমন) পাশ তোমার থেকে তারা পাশ কাটিয়ে 
কাটান হয় যাচ্ছে 


9 Z 
i id শি 


৮৯৬ 
কোন বিপদ 


সস FE RCO PCR RTE RL FT FED 


SCT 


মচ 


ee) 
টি. 
"| 
nt 
55 
দই 
a 
Fe 
হণ 
ke 
হা 
a” 
28 
হর 
ন্‌ 
a) 
হি 
হি 
a) 
| 
La 
Fa 

af 


Ba 


Mn Da PN Ba Bas 


তখন এই মূনাফিকদেরকে তুমি দেখতে পাবে যে, তারা তোমার নিকট আসতে ইতন্ততঃ করছে ও পাশ কাটায়ে 
চলে যাচ্ছে । রি 

৬২. অতঃপর তাদের কৃতকমের্র ফলে কোন বিপদ যদি এসে পড়ে তখন তাদের অবস্থা কি হয়...? তখন তারা 
তোমার নিকট এসে কসম খায় এবং বলে যে, আল্লাহর শপথ, আমরা তো কেবল কল্যাণই করতে চেয়েছিলাম 
এবং আমাদের নিয়ত এই ছিল যে, উভয় দলের মধ্যে কোন প্রকারে মিল-মিশ ও এঁক্যের সৃষ্টি হয়! 

৬৩. মূলতঃ তাদের মনে যা কিছু রয়েছে আল্লাহ তা খুব ভাল করেই জানেন। তাদের পিছে লেগোনা তাদের 
বুঝাতে চেষ্টা কর এবং এমন উপদেশ দান কর যা তাদের হৃদয় স্পর্শ করবে। 

৬৪. (তাদেরকে বল) আমরা যে রসূল পাঠিয়েছি তাকে এ জন্যে পাঠিয়েছি যে, আল্লাহর অনুমতি অনুযায়ী তার 


আনুগত্য করা হবে। 


NLD BIRD 


TT 
0? জর 


রি (রর নতি বেজে 


By 8: 
ss ws Ey HI 


টি 


২ ১৫ 2 3/227 FELT রি রি 
2 ৮ | 1৮৮৮৮ ১৮ (না 
রং তোমার কাছে আসত 2955 যুলুম করেছিল যখন তারাবাস্তবিক যদি এবং 
ey 

) SAL 91244 BIA ALIA 2 27124 24 
৮৩৯ Ul সা বি ৬৩৭ রি 29) 1১22০ 
রর তারা পেত অবশ্যই রসূল ভাদের জন্যে ক্ষমা চাইত ও চদা হা 


A322 2০ A পার্ট 1৮০ পর A Ad ৫ 
+22 ৮ ৩৬১ ১৯৬ Eo ডি ক 
তার! মুমিন হবে না তোমার রবের কসম অতএব আল্লাহকে 


না a) 
টির 12০ পা CAEN LA AAACN MA NOT 
Che YY ৪2 ১৯ ৩ এ) ৮ 


মধ্যে তারা পাবে না এরপর তাদের মাঝে মততেদ সে ক্ষেত্রে তোমাকে বিচারক মানবে যতক্ষণ না 


ALR RAR RRL BRC ALACRA 


Me AS A 1 Ar BELA 
£/ 3152৯ 2 ৯ 2 পি ৫০ £ a | 
$26 ১০ 5 ৩০ ৩৩ E> 2 
তরী যদি এবং পূর্ণ আলণ তারা আত্মসমর্পণ ও তুমি সিদ্ধান্ত তাহতে কুষ্ঠাবোধ তাদের মনের 
| করবে দিয়েছ 
সস) 2222 রর 2 নি ELA 
5 এ ৯৭ 512 
ভব তোমরা বের হও বা তোমাদেরনিজেদেরকে তোমরা হত্যা কর বে তান রত 
র্‌ 292 w ১৫ নি 2 
ঃ + +৫৮৩ ৬2 ৭) 2 ও ৫0১ 
তাদেরমধ্যেহতে অল্পকিছু এছাড়া তা তারাকরত না তোমাদের ঘরগুলো থেকে 
র্ সংখ্যক 
এ 
2) তারা যদি এই পন্থা অবলম্বন করত যে, যখনি তারা নিজেদের উপর যুলম করে বসত তখনি 
রঃ তোমার নিকট আসত ও আল্লাহর নিকট ক্ষমা চাইত এবং রসূলও তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করত; তবে তারা 


আল্লাহকে নিশ্চয়ই ক্ষমাশীল অনুগ্রহকারীরূপে পেতে পারত । 

৬৫. না, হে মুহাম্মাদ! তোমার রবের শপথ, এরা কিছুতেই ঈমানদার হতে পারে না, যতক্ষণ না তারা তাদের 
পারস্পরিক মতভেদের বিষয় ও ব্যাপার সমূহে তোমাকে বিচারপতি রূপে মেনে নিবে । অতঃপর তুমি যা ফয়সালা 
করবে সে সম্পর্কে তারা নিজেদের মনে কিছুমাত্র কুষ্টবোধ করবে না, বরং তার সম্মুখে নিজদেরকে পূর্ণরূপে 
সোপর্দ করে দিবে । 


৬৬. আমি যদি তাদেরকে এই হুকুম দিতাম যে, তোমরা নিজেরা নিজদেরকে ধ্বংস কর, অথবা নিজেদের ঘর 
হতে বের হয়ে যাও তবে তাদের মধ্যে খুব কম লোকই তদানুযায়ী আমল করত। 


Ca ws Seats mf Sul a ads nC Sal we al msn nn 


ITT 
(s,s 


TT 


BEDS 


Py 


নি 1 Hl ছি, 
নাদাল 


এ) জা 
শি 


1) 2.) রা) 2) 
[oy জো। জা জো 


| নি শি 


LB] 


সিসি ma 


আনৃ-নিসা-৩ I 8৮ . 8৩০ 


ওল, Le.n ass. anu.nu.n.u.a.n au.n.s.an.n- জু -ছ-আপ্র জজ শে হাশর রশি রা রা রাোশ্েলেরেশের 
রা পে 224 ১৮০৫ 58৮৮ ১৪ রর 22 

:E (০ চি 5S এ 4 দিত রসি 

এবং তাদের জন্য cA নিশচয়ই লে তাদের উপদেশ দেয়া যা. করত 2 যদি এবং 8 
ন্ট টি হয় ন 
A 5 ৬ 91 2৫12 ৫ ৫৮52৫ রর: 
ও ৩৯৮ 1৫ ৩৩৬ 92 werd hi 5 ৪৬৩ AE 
Re নিজের কাছ থেকে তাদের অবশ্যই তখন এবং  চিত্তস্থিরতায় দৃঢ়তর [8 
দিতাম আমরা (হত) ৫ 
ee Aw - 2 রত 25 2 ৰা 2) 0 AAR ৫ 
gl ॥ 2 ৩৮৮ ১ ৩ ৮৫ Ve (৮৪৯ 5s Es 
পি আল্লাহর আনুগত্য যে এবং সরল সঠিক পথের তাদের আমরা হেদায়াত এবং [ 
ক করবে হি 
তু ১5৮ 59) রর পরতে ৫ প্‌ Pa 
১ (১৮৬ (0৯৯১১ EB 
:! ০ go 1 ৩৫৮০ 2৭ ১৩ ০১৭৮১ KE 
=] তাদের উপর নেয়ামত রসূলের হই 
র্‌ 2 i A wel ৩ & নদে Fly Eo) হবে টা dw ৫ 2 | fe 
ERE ৫) TOUS: 
এশা 3 he ০০ 5 OF ০০ EB 
ee রা ও শহীদদের ও ও নবীদের (যেমন) ES 
পর 1 € রা. 
পা11725172 ঠা 727 ৩ EB 
dra ০2 ০ ১ ও sl 2 
আল্লাহর অনুগ্রহ এটা সাধী এ এবং 
রি RR" 


£4 অথচ তাদেরকে যে নসিহত করা হয় সে অনুযায়ী যদি তারা আমল করততবে তা তাদের জন্যে অধিকতর কল্যাণ 


৫৬. 


৪) 
Sn 
$ ও দৃঢ়তার কারণ হত । 
১ 


৬৭. এবং যখন তারা এরূপ করত তখন আমি তাদেরকে নিজের তরফ হতে বড় প্রতিফল দান করতাম। 

৬৮. এবং তাদেরকে সরল-সোজা পথ প্রদর্শন করতাম । 

৬৯. যে ব্যক্তি আল্লাহ ও রসূলের আনুগত্য করবে সে সেসব লোকের সংগী হবে যাদের প্রতি আল্লাহতা'আলা 
নে়ীমত দান করেছেন; তাঁরা হচ্ছেন আম্বিয়া, সিদ্দীক, শহীদ ও সলোকগণ€৫৬। তারা যাদের সংগী-সাথী হবে, 
তাদের পক্ষে তারা কতই না উত্তম সাথী! 

৭০. এই হচ্ছে প্রকৃত অনুগ্রহ যা আল্লাহর তরফ হতে পাওয়া যায় 


কেউ নিজের এই কাজের জন্য ‘নবী’ হয়ে যাবে । 


এর অর্থ- পরকালে সে এই সব ব্যক্তিগণের সঙ্গে অবস্থান করবে । এর অর্থ এই নয় যে তাদের মধ্যেকার 


ছি রা 
টিটি 


টের Hal Ra Ss a wal a a wt a wal Bo aa a als 


১, 


(=! ২০) 


OR RR 


LE ৩৫৩৮ ও ॥ 
ভি বং 


1১23) 5 নি 1505 HE ৰ 


পৃথক দলে তোমার স্বতামাদের সতর্কতা 


my 1s 0, 
০ টি 


দরে ৫ 


আল্লাহর পক্ষহতে কোনজনুগ্রহ তোমাদের পৌছে অব্য এবং 


তর 
নর 
8 
2 
ie 
: 


ডি 
০ 


ERR RR TTT TOTTI 


টিপি টিটি টিসি 


এবং প্রকৃত অবস্থা জানার জন্যে আল্লাহর জ্ঞানই যথেষ্ট। 


ক্ুকু- ১০ 

৭১. হে ঈমানদারগণ, (শত্রুর সাথে) সুকাবিলা করার জন্যে সব সময় প্রস্তুত হয়ে থাক । অতঃপর সুযোগ" ও 
প্রয়োজন অনুসারে আলাদা আলাদা বাহিনীরূপে বের হয়ে পড় কিংবা সকলে একত্রিত হয়ে৫৭। 

৭২. তোমাদের মধ্যে এমন কেউ কেউ আছে যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পশ্চাদপদ হয়। তোমাদের উপর যদি 
কোন বিপদ উপস্থিত হয় তবে বলেঃ আল্লাহ আমার প্রতি বড়ই অনুগ্রহ করেছেন যে. আমি এই লোকদের সাথে 


যায়নি। 
৭৩. আর আল্লাহর নিকট হতে তোমাদের প্রতি কোন অনুগ্রহ হলে তখন তারা বলে- এমনভাবে বলে যে. 


ty Hy Ns 


a, 


৫৭. এ কথা জানা আবশ্যক যে- এই ভাষণ সেই সময় নাযিল হয়েছিল যখন ওহুদের যুদ্ধে পরাজয়ের কারণে 
চারিদিকে আরব গোত্রসমূহের সাহস বেড়ে গেয়েছিল এবং মুসলমানরা চারিদিক থেকে বিপদে পরিবেষ্টিত 
হয়ে পড়েছিল । 


পিছে টি SH SBS nls Su Salo So SR Salo সিটি টি টিটি কি Ss ls HS 


জেন 
টিটি 
টিটি টি 


oan ams n nn ৃ ঢ় দ শল 


শব্দার্থে কুরঃ ২/৭ 


র্‌ 2:72 পাপা 28৩০ রি টা € ৫ টু নে 25 +%ু 5 হু 
রঃ হা (2৩১৩ 8১৯০ 52 এ SEY রব 
ন তাদের dS আমি হতাম হায় আফসোস কোন সম্পর্ক তারমাঝে ও 
: 4৬ রী পা 555 ৮১।৯৫ 429 ঢু 2 
HA ০৮৯৭ G (053 56৮ ৮ 53 : 
টি] আল্লাহর পথে লড়াই কযা অতএব বিরাট সাফল্য আমি সফল তবে | 
এরা ৮৯ 4 rt 225 CN EB 
তর ১০৩ ৪৯১৩ ৩০৩৯) $y) 35০5 9 E 
তি বে এবং আখেরাতের বিনিময়ে দুনিয়ার নি যারা 


নর Ls উর রর 5 পর 2৮৫ এ ৩ প্র ১০ নি AS 
১৮১ ৩৯ 2 EES MSE ০১৩ 
রর শীগ্ই অতঃপর বিজয়ী হবে বা অতঃপর আল্লাহর পথে লড়াই করবে 
ডু + ৮৮৫ এ সর্প 224 ১০% 
রি ১5৩0৪ J ও ৬ ৪৫৮ ye দি 
Ee ১ 

পর তোমর! লড়াই করছ (যে তোমাদের কি হলো এবং পুরফার তাকে দেবর 


af 


l 
5802 0030 92 sil 2 201 এট 
ও 


নারী পুরুষ * দুবল অথচ আল্লাহর 


nnn nnn n eee, 
NE ERE 


: : 
ণ তোমাদের ও তাদের মধ্যে যেন ভালবাসার কোন সম্পর্কই ছিলনা- হায়, আমিও যদি তাদের সংগে থাকতাম তা 5 
৭ হলে আমি বড়ই সাফল্য লাভ করতাম । Fe 
তি ৭৪. (এই সব লোকের জেনে রাখা উচিত যে) আল্লাহর পথে লড়াই করা কর্তব্য সেই সব লোকেরই যারা | 


Pine 


টু পরকালের বিনিময়ে দুনিয়ার জীবন বিক্রি করে দেয়। যারা আল্লাহর পথে লড়াই করবে ও নিহত হবে, কিংবা | 
্ ৭৫. কি কারণ থাকতে পারে যে, তোমরা আল্লাহর পথে সেই সব পুরুষ, স্ত্রীলোক ও শিশুদের খাতিরে লড়াই দু 
রঃ রর 


৪১ * 


$ 
“ 
ই 
ঃ 


| 3242 


55 


১৮৫ ছি) পা 25. পাঠ? লি ৫ 


১ ওঠে? 5৫) Ge G ORE তা ও 


দে 


2 (8৯2 ০৫ ua তেও, তি নে 


(বড়) দুর্বল হলো শয়তানের কৌশল নিশ্চয়ই শিয়তানের 


এবং ফরিয়াদ করছে যে, হে আল্লাহ! আমাদেরকে এই জনপদ হতে বের করে নাও, যার অধিবাসীরা অত্যাচারী, 


২২ 


এবং তোমার নিজের নিকট হতে আমাদের কোন বন্ধু,দরদী ও সাহায্যকারী বানিয়ে দাও৫৮। 


uN 


৭৬. যারা ঈমানের পথ গ্রহণ করেছে তারা আল্লাহর পথে লড়াই করে। আর যারা কুফরীর পথ অবলম্বন করেছে 


তারা লড়াই করে “তাগুতে'র পথে। অতএব তোমরা শয়তানের সংগী-সাথীদের বিরুদ্ধে লড়াই কর: নিঃসন্দেহে 


বিশ্বাস করো যে শয়তানের ষড়যন্ত্র আসলেই অত্যন্ত দুর্বল ৫৯ । 


মক্কাতে ও আরবের অন্যান্য গোত্রে যে সমস্ত শিশু, বালক, স্ত্রীলোক ও পুরুষ ইসলাম গ্রহণ করেছিল এবং 


॥ 
জজ ©“ Hl , 
PP aa SP aa 


১ জ) UE 


Css ারসেতারসরগরসা্রসরসসমসঃস 


সেজন্য অত্যাচারিত হচ্ছিল কিন্তু তারা হিজরত করতে এবং নিজেদেরকে অত্যাচার থেকে রক্ষা করতে সমর্থ ই 


ছিল না এখানে তাদের প্রতি ইংগিত করা হয়েছে। এই বেচারাদের উপর নানা উৎপীড়ন-অত্যাচার চালান 
হচ্ছিল ও তারা একমাত্র আল্লাহতা'আলার কাছে করুণ প্রার্থনা জানাচ্ছিল যে তাদের এই নিপীড়ন থেকে 
বাচানোর জন্য আল্লাহ কোন সাহায্যকারীকে প্রেরণ করুন । 


অর্থাৎ তোমরা যদি আল্লাহর দ্বীনের খেদমতের আঞ্জাম দাও ও তার পথে প্রাণপণ সাধ্য-সাধনা কর তবে এ | 


কখনো সম্ভব নয় যে, আল্লাহর কাছে তোমাদের এ কাজের প্রতিদান নষ্ট হবে। 


ও Sl aia ং ৯৪ পারা-৫ 


৮5-55-5555 


জটিল Ten PnP Ra Bn Dan Ba Vahey By 


LCs Ce me Pe Ce Pe Ps Ce Cs Da ns ls DCs les 


4৮ 


2 5 22 55 রি ও 
৬৩ এরি 285 C25 GS ৫) 


ও তোমাদের হাতগুলো গল ৮৪ এক, যাদের 


2 ন 2 রি রি 1৯ রা 


তাদের উপর শিরিন যখন অতঃপর 


৮৯৫ 2৫ ৫ রত ৫ | LA বি 

৮ ৬ রি উন ৯ 
এ 5 2 

ভয় যেমন মানুষকে 

(করা উচিৎ) 


24 A ৫ 
Lee 555 ডি 


তুমিনির্ধারিত কেন. 


ভয় করে (তার )জন্যে উত্তম 
(আল্লাহকে) যে 


| রুকু-১১ 
৪] ৭৭..তুমি তাদেরকে দেখেছ কি? তাদেরকে বলা হয়েছিল যে, তোমাদের হাত ফিরিয়ে রাখ, নামায কায়েম কর 
(ও যাকাত দাও ৷ এখন যখন তাদেরকে লড়াই করার আদেশ করা হয়েছে তখন তাদের এক অংশের লোকদের 


তি তই 


॥ বেশী ভয়৷ বলেঃ হে আল্লাহ্‌, এই লড়াই করার আদেশ কেন আমাদের প্রতি লিখে দিলে? আমাদেরকে আরো 
{ কিছু কাল অবসর দেয়া হলো না কেন? তাদেরকে বল, দুনিয়ার জীবন-সম্পদ অত্যন্ত কম । আর পরকাল একজন 


বু আল্লাহ-ভীরু ব্যক্তির জনে অতিশয় উত্তম । আর তোমাদের প্রতি এক বিন্দু পরিমাণও যুলম করা হবে না। 


0 তি টি দে BPI. 


৩ 


ক. 


জিও 


এজ) 


pe 
| 
তে 
a 
হা 
ন 


8 
ys 


re 


টিটি কিছ Suto Sn Sats HD SH Salo 0 aC, oa HG Sa mo St a 


f) 


BD PDT! 


সূরা আন্-নিসা-৩ ৫৩ পারা-৫ 
ডন হল দল জলজ neem tem seme tne steep tiie i 2185585 ত 2 anastasia aii al 
: 
: : 
iE ত 
মঠ 
i! তে 
রঃ 2) 


৯টি, 


চে, 
ja SH Sa He He HS S 


32৬ ্ 2% Sz 3 ১01 


অর আল্লাহর 


3.9.9. 


3 258 28৩, রা 
যা এবং আল্লাহ তাঁ(আসে) “কল্যাণ তোমার কাছেলোছে হে মানুষ) 7021 ট 
হতে | ন্‌ 


টি টি. 


RH Mn 


54 A 2 Fd 2 
| ১৮ রা 2 
2১1 র্‌ ৮ ৬০৮৪ 2১৯০ ৬০ ৬৬০০ 
তোমার নিজের তালা হি দিছে 
হতে 


£ 276 ৫ 


18: ০১৩৪ 


মানুষের জন্যে 
নিতে 


দস Sn as als nds Ss SH SC 


৭৮, তারপরে মৃত্যু, সে তো তোমরা যেখানেই থাকবে সকল অবস্থায়ই তা তোমাদেরকে ধরবে, তোমরা যত 
মজবুত দালানের মধ্যেই থাকনা কেন। তারা যদি কোন কল্যাণ লাভ করে তবে বলে যে, এ আল্লাহর নিকট হতে 
এসেছে, আর যদি কোন ক্ষতি সাধিত হয় তবে বলেঃ এ তোমার কারণেই হয়েছে । বলঃ সবকিছু আল্লাহরই 


নিকট হতে হয়ে থাকে ।.... এদের হল কি, কেন এরা কোন কথাই বুঝতে সক্ষম হয় না! 
৭৯. হে মানুষ, তুমি যে কল্যাণই লাভ করে থাক তা আল্লাহ অনুগ্রহে পেয়ে থাক! আর তোমার উপর যে বিপদই 
আসে তা তোমার নিজের অর্জন এবং কাজের ফলেই এসে থাকে । হে মুহাম্মদ, আমরা তোমাকে লোকদের জনো 


(কিউট টিটি? 


চি টিটি টিসি 


টস তল তত পপ DHSS 


টি! 


চিম্রাশ্ভুশ্তম্রম্নস্রশ্রশ্ন্শ্রম্ন্তলরনজস্লস্হ-- জি নদ রিশজন্ন হরি হিল্লা ০৮টি রন AME ELA! 


৫ ESA শের 
৩2 ES IF ৬ 5501 HE এ 059) 
তে কারণ a এবং আল্লাহর রি যে রসূলের 


EE) ট্রি ৮ এপি ৮৩ 2 আপাতত 
ue S156; 3552: 2৩ (১০ ৮৪০০ 


এবং দার তার্দের উপর ' 


সিটি টি 


2 দু Cul JX 


ত তাদের মধ্যহতে এক দল ০৮০১৪ তোমার 


৮৪০ ০১৮৩ ORL ৫ 21 2 


ভরসা কর তুমি ও তাদেরকে উপেক্ষা কর অতএব শলাপরমর্ন করে যা লিখছেন আল্লাহ এবং 


05602 EU oN 4১5 রা hl GS ie 


টি VDD ADR TST DET 


Bsn 
f এটি) প্র 


তারা চিন্তাতাবনা করে সো ভরসারস্থল হিসেবে অর্তাহই ৮ যথেষ্ট এবং উপর 


পা] 222 


৩০৪ 


সরান নে wn এ Ea জেল সেন me 


এই কথার (সত্যতা প্রমাণিত হবার জন্যে) একমাত্র আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট । 

৮০. যে ব্যক্তি রসূলকে মেনে চলল সে মূলতঃ আল্লাহরই আনুগত্য করল; আর যে ব্যক্তি তা হতে মুখ ফিরাল, 
তো যাই হোক না, আমরা তোমাকে তাদের উপর পাহারাদার বানিয়ে পাঠাই নি। 

৮১. তারা মুখে মুখে বলে, আমরা অনুগত-ফরমাবরদার; কিন্তু তোমার নিকট হতে যখন বের হয়ে যায় তখন ৪ 
দুণ তাদের মধ্যে একটি দল রাত্রিবেলা একত্রিত হয়ে তোমার সমস্ত কথার বিরুদ্ধে সলা-পরামর্শ করে। আল্লাহ 

তি তাদের এই সমস্ত কানাকানি লিখে রাখছেন, তুমি তাদের একটুও পরোয়া করো না এবং আল্লাহর উপর পূর্ণ 

নি ভরসা রাখ, বস্তুতঃ ভরসার জন্যে তিনিই যথেষ্ট। 

টু ৮২. এরা কি কোরআন গভীর মনোনিবেশের সাথে চিন্তা করে না? 


MAL সেটিই রনি গিট ERAT nM num, MB RR, mae: ROK MRL A 
7 
৬. 


সূরা আন চলাত ৫৫ পারা-৫ 


arate nee ene meee, enna: aE তনত মতত হক ছল ছে) 


র >. 22 cd 4 ১2 5 নাহি ০ তু 
সঃ | 6 চা ও রর 
J ১৩৯ DME We ৩2 ৩6 5 
তব: তারমধ্যে তারা পেত অবশ্যই আল্লাহ ব্যতীত 5 থেকে হতো যদি এবং [ই 
2 এ পাও A G2 | পর 2 

হ্‌ EE REE 2 
ey শান্তির কোন বিষয় তাদের কাছে আসে যখন এবং বহু অসংগতি র্‌ 
থয (সংবাদ) 

সঃ A ১০94৫ টি AA 3A র্ট 2.5 রর 242 তে ঃ 
fs ৩১৭৮ 3 ত ১১৮৬ 5 ৮1859 Sool 
ট ও রসূলের কাছে তা পৌছে দিত যদি কিন্তু তা সম্পর্কে তারা প্রচার করে ভয়ের বা রর 
রর ৫ পর ১1০৫ রি ১১৫ LE 2232. 3/23 8 রা রর 
a ৪৬৬ রী ক তা 
hy ৩৬১ dls) ৪৫ ১০৯ ১৪ (41, টু 
র্‌ তার তথ্যানুন্ধান করে যারা হিলের তাদের মধ্যকার দায়িত্শীলদের কাছে 
< ৮০ Ee 
রঃ ০2 

নু এ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নিকট হতে আসতো তবে এতে অনেক কিছুই বর্ণনা-বৈষম্য এ | 
তর (ও কথার পার্থক্য) পাওয়া যেত ৬০ । ত 
ধু ৮৩. এরা যখনই কোন প্রকার নিশ্চিন্ততাপ্রদ কিংবা ভয়ানক খবর শুনতে পায় তখনই তাকে সর্বত্র প্রচার করে | 
$ দেয় । অথচ তারা যদি এ রসূল এবং নিজ জামায়াতের দায়িত্ব সম্পন্ন ব্যক্তিদের নিকট পৌছায় তবে তা এমন সব টু 
নট লোক জানবার সুযোগ পায় যারা তাদের মধ্যে এমন যে, সে কথা হতে সঠিক ফল গ্রহণের যোগ্যতা রাখে৬১: | 
৩০... এই বানী স্বয়ং এ সাক্ষ্য দান করছে যে এই বানী আল্লাহর বাণী ছাড়া অন্য আর কারুর বাণী হতেই পারে 
পট. না। বছরের পর বছর ধরে বিভিন্ন অবস্থা ও বিভিন্ন সুযোগে ও বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে এরূপ ভাষণ দান হ 
র্ করা প্রথম থেকে সর্বশেষ পর্যন্ত যা একই ভাবধারা সম্বলিত, সংগতি ও ভারসাম্যপূর্ণ যার কোন একটি এ 
১ অংশও অপর কোন অংশের সংগে সাংঘর্ষিক নয়, যাতে মত পরিবর্তনেরও সামান্য কোন চিহ্ন পর্যন্ত পাওয়া | 


যায় না, এবং বক্তার বিভিন্ন মনস্তান্তিক অবস্থার বিভিন্ন রূপ প্রকাশ হয়ে পড়ে না এবং যার পূর্ণ বিবেচনা ও 
ho পুণরলিখনের কোন প্রয়োজনই দেখা দেয় না, কোন মানুষের ক্ষমতা ও সাধ্যে কখনো সম্ভব হতে পারে না। রি 
রব ৬১. হাঙ্গামা কালীন অবস্থা থাকার দরুণ চতুর্দিকে গুজব সৃষ্টি হচ্ছিল। কখনো বিপদের ভিত্তিহীন অতিরঞ্জিত 


£1 সংবাদ এসে পৌঁছাতো, এবং তার ফলে সহসা মদীনা ও তার আশেপাশে ব্যপক উদ্িগ্রতার সৃষ্টি হতো। ই 
ই কখনো কোন চালাক শক্র কোন প্রকৃত বিপদকে লুকাবার জন্য তুষ্টিমূলক সংবাদ প্রেরণ করতো এবং টি! 
5 জনগণ তা শুনে অসতর্ক হয়ে যেতো । সাধারণ লোকের ধারণা ছিলনা যে এই প্রকারের দায়িত্বহীন গুজব | 
প্রচারের ফল কত সুদুরপ্রসারী হতে পারে। তাদের কানে কোন একটু কথা এসে পৌঁছালেই তারা তা নিয়ে 
ৰণ যেখানে সেখানে রটিয়ে ফিরতো | এই আয়াতে এইসব লোকদের কঠিন ভাবে ভরৎ্সনা করা হয়েছে এবং ত 
অমূলক গুজব রটনা থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করে দেয়া হয়েছে। আর যখনই কোন চন 
i প্রকার সংবাদ পৌঁছাবে তখন তা দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পৌছে দিয়ে চুপ হয়ে যাবার জন্য নির্দেশ দেয়া শি 
রঃ হয়েছে। চী 
হজ ও জজ আজ আজ এভ-জ্ঞ জজ জা আ। ভু আজ আজ .। জলজ. জজ. আও ভজ ভউ জজ ভাজ জতভত আজ জজ 


টিটি টিটি টি 


হর 224 4 GOL DA A EAA 224% পর 
প্র ৬ক রি 
ঃ ৩৫০৯ >) ৩ নেয়ে El) এ 
: তোমরা অনুসরণ তার রহমত .ও তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ , 
Ko (তবে এ সব কারণে) র্‌ 
্ 7 5 ১5 el 
রঃ রে টু পা ০৪ হী 
রঃ লড়াই কর অতএব ত 
: 
ko 
টু খু 
fe 
ডু 
3 
Rs ক 
20065 263 হ্‌ 
7222 
রঃ লই শল রি করব তাথেকে একটিঅংশ রর 
114৮ 24) a | 
ন্‌ 5 ৫ Ge A 686 2 ৫৬ এ 
29 সব উপর আল্লাহ আছেন এবং তা থেকে একটিঅংশ তার টু 
a জনো [| 
ই 
র্‌ pe 
%] তোমাদের প্রতি আল্লাহর অনুখহ ও রহমত না হলে তোমাদের (মধ্যে এতদুর দুর্বলতা ছিল যে) মুষ্ঠিমেয 5 
ko Ee 
a 


৮৪. অতএব হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই কর, তুমি তোমার নিজ ছাড়া অন্য কারও জন্যে দায়ী নও । 
অবশ্য ঈমানদার লোকদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাক । সম্ভবতঃ আল্লাহ অতি শীঘ্র কাফেরদের শক্তি চূর্ণ 


করে দিবেন। কেননা, আল্লাহর শক্তিই সর্বপেক্ষা জবরদস্ত এবং তীর দেয়া শাস্তি সবচেয়ে কঠোর । Pn 
৮৫. যে ভাল কাজের সুপারিশ করবে সে তা হতে অংশ পাবে। আর যে খারাব কাজের সুপারিশ করবে, সেও তা | 


হতে অংশ পাবে! বস্তুতঃ আল্লাহ প্রত্যেকটি জিনিসেরই উপর দৃষ্টিমান ৷ Ee 


সে 


শ্রিন্রস্রান্িস্র শ্রম স্রশ্রস্স্রশ্তস্্রিস্রিস্রস্জিশ্র-স্র-্ ছিব পহস্র ভি রনির ম্হত 


ও তোমাদের 


তোমাদের কিছিয়েছে 
2 পা ৮৫ ৫ 2272 
৮1৯৮৮25 ৩ ৮৫০৮ 2১] ৪ 
তারা অর্জন করেছে এ কারণে তাদের ঘুরিয়েদিয়েছেন আল্লাহই অথচ 
যা 


Dd AA A 2 71 
০১১৪ ce 2 ৮৪) ৩৪ ৩ 
রা 
আল্লাহ পত্রষ্ট যাকে তোমরা হেদায়াত 
পথত্রষ্টকরেন যাকে অথচ করেছেন দিবে | 
ALMA TARE 2৫59৬ 
ভি 4) ৩১৯৩ ১ ০০১1 
টি 


কোন পথ ' তার জন্যে পাবে তুমি কক্ষণ না তখন আল্লাহ 


চে RLM mm RON AR CRC 


টি wen wea ছেটে নট, 


৮৬. আর কেউ যখন যথাযোগ্য সম্মানের সাথে তোমাদের ‘সালাম’ করবে তখন তোমরা আরো উত্তমভাবে তাকে 
জবাব দাও; অন্ততঃ অনুরূপ ভাবে তো বটেই ৷ বস্তুতঃ আল্লাহ প্রতিটি বিষয়ের হিসাব গ্রহণ করবেন। 

৮৭. আল্লাহ তিনিই যিনি ছাড়া আর কেউ ইলাহ নেই। তিনি তোমাদের সকলকে সেই কিয়ামতের দিন একত্রিত 
{£8 করবেন যে দিনের আগমনে কোনই সন্দেহ নেই। বস্তুতঃ আল্লাহর কথা অপেক্ষা অধিক সত্য কথা আর কার হতে £ 


সহ 


রর pa 
sed টি 
ডু 
ধু তারা যে অন্যায় কাজ করেছে, তার কারণে আল্লাহ তাদেরকে বিপরীত মুখে ফিরিয়ে য় দিয়েছেন। আল্লাহ যাকে ই 
£4 হেদায়েত দেন নি তুমি কি তাকে হেদায়েত দান করতে চাও? অথচ আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন তার জন্যে 
৮) রর রি PR 
=] তুমি কোন পথ পেতে পার না। En 
হি এজাজ জজ চা জাজ হাজরা উজ জাত জজ প্র জজ আজ জজ আজ জজ জজ শর 


১৮১৮০১০০৩০০ 


(ous SG nls Sn 0S 


nt Sats Ss Sn Jats Js Sul, Sn Sus Sus mf fs Sms 


en উজ আআ. যা উজ জা জজ জাজ জা জা জা ক জজ জজ আআ জজ আজ আজ জা জজ আআ. জজ জজ জজ. উজ. নু জজ» টা 

রঃ : 

eg 

: নু 

$ 

es ত 

pe et 

ee ঃ 

টু : 

a গর 

১ Fe 

be 

lS 

রর রূপে তাদেরমধ্যহতে তোমরা গ্রহণ করে৷ 

es bi (কাউকে) 

2 ১ 2 ৬১ উঠল রত ৫৫৮ ৮৫৩ শির A 

ই ৩ 39%) RL) \ 

2 ৪ রী রি OF 

Ie সি তাদের মাঝে ও ভি দিত হয় 

রঃ জাতির 

হর 

রঃ 

{4 ৮৯. তারা তো এই চায় যে, তারা নিজেরা যেমন কাফের, তোমরাও তেমনি ভাবে কাফের হয়ে যাও. যেন | 

18] তোমরা ও তারা একেবারে সমান হয়ে যাও। কাজেই তাদের মধ্যে হতে কাউকে নিজের বন্ধুরূপে গ্রহণ করো না. [ই 

KD গু 

রঃ যতক্ষণ না সে আল্লাহর পথে হিজরত করে আসবে । আর সে যদি হিজরত না করে তবে যেখানেই পাবে তাকে | 

রন ধরবে, তাকে হত্য করবে৬২ এবং তাদের মধ্যে কাউকেও নিজের বন্ধু ও সাহায্যকারী রূপে গ্রহণ করবে না। 

৯০. অবশ্য সেই সমস্ত মুনাফিক এই কথার মধ্যে শামিল নহে যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ৬৩ কোন জাতির ২ 

RR সাথে যেয়ে মিলিত হবে। অনুরূপ ভাবে সেই সব মুনাফিকরাও এর-অন্তর্ভুক্ত নয়, যারা তোমার নিকট আসে 

টু রর 

হ ঘর 

পা) ~ 

৬২. এ নির্দেশ সেই সব মোনাফেক মুসলমানদের প্রতি যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত কাফের কওমের সংগে Fe 

be সম্পর্ক রাখে ও ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে শক্রতামূলক কার্যক্রমে কার্যত অংশ গ্রহণ করে। হু 
এর অর্থ এই নয় যে, এরূপ মোনাফেকদের বন্ধু ও সাহায্যকারীরূপে গ্রহণ করা যেতে পারে । বরং এর অর্থ [ধর 
হচ্ছে- তাদেরকে ধরা ও মারা যাবে না, কেননা তারা এমন জাতির সঙ্গে গিয়ে মিলিত হয়েছে যাদের সঙ্গে ৪ 


ইসলামী বাষ্ট্রের সন্ধি-চুক্তি আছে। ES 


১ 


Ln -0. নর -n-_n-n-mn-u_ mn u.e.m_n.o-t-n-u-n-u-o.n_u.s-n-a.n.n.n-n-s-u-n-u_ae-nn_s-u-n-u-s-n-wian_a_nn. টি 


টিটি, 


£ হাতের রা 35৩০০ এ 
রি র্যা দে 25 4 
সহ LC eS 4 
ডু 
ko) 


B_3.9-9-9-9. 


২ ৯১৪ তাদের চাপিয়েদিতেনই আল্লাহ চাইতেন যদি এবং 4758 


টি DDD DDD DADE 


টব 
a 
Pt 
নর | 
ই | 
রি ৩ 
> pe 


লড়াই-সংঘর্ষে উৎসাহী নয়; না তোমাদের সাথে লড়াই করতে চায়, না নিজেদের জাতির বিরুদ্ধে । আল্লাহ ইচ্ছা 
করলে তাদেরকে তোমাদের উপর চাপিয়ে দিতেন এবং তারাও তোমাদের সাথে লড়াই করত । কাজেই তারা যদি 
তোমাদের কাছ হতে আলাদা হয়ে যায় ও লড়াই হতে বিরত থাকে এবং তোমাদের প্রতি সন্ধি ও বন্ধৃতার হাত 
প্রসারিত করে তবে আল্লাহ তোমাদের জন্যে তাদের আক্রমণ করার কোন পথই রাখেন নি । | 

৯১. আর এক ধরণের মুনাফিক তোমরা পাবে যারা তোমাদের দিক হতেও নিরাপত্তা পেতে চায় এবং নিজ হই 
জাতির দিক হতেও; কিন্তু যখনই ফেতনা সৃষ্টি করার সুযোগ পাবে তাতে ঝাপিয়ে পড়বে। 


আহি 


সত 


al 

j ] 

[-) { 
১. 

রঃ ট 

শে তত জজ প্রজা জজ আজ জতভত রড ভ জাজ জপ ডা ও-ভ জজ 0  জছত আজা জজ জু. a) 


স্্ 


7৮1২৯ 


কনে 


সরস: 


সদ 


pe PCR DR DR PCY DRC PLR PC RP RE CR I, eC le RC CC PEP 


৯9:57 


এটি 2 2 রি, পা নি? 2 9পা 3A 2 রি 4 
ee t ৬৬ সিকি + 

৬০১৬৯ ৯৩০৪ ৩ (৮১ ১৩৯০১ (৮৪2৬৩ 1১2 ১ 
যেখানেই তাদের তোমরা হত্যা ও তাদেরকে তোমরা তবে তাদের হাতগুলে তারা বিরত ও 5 
1? 24777 LAA লি শা রর AA AE SE হর 
LY LY b | 
৩৮০ ae পে ই পিতা 2 ১১০৩০ & 
অধিকার তাদের উপর তোমাদেরকে আমরা দিয়েছি প্রসব ও তাদের তোমরা পাও ্ 

লোকদের 


Z 5 2 8 5 রি 5) 
91 52 ৩০৫ 52৮ ০৪ ৩ 5 ৩ 


এছাড়া কোনমু'মিনকে সে হত্যাকরবে যে 


টিটি, 


রর 


A 


ঞ 


1s 
Wan 


AY 


9) ভি, 
nd 


RL 


2 


bat Pa 


এই ধরনের লোক যদি তোমাদের সাথে মোকাবেলা করা হতে বিরত না থাকে এবং সন্ধি ও শান্তির আবেদন 
তোমাদের সামনে পেশ না করে এবং নিজেদের আক্রমনের হাত বিরত না রাখে তবে তাদেরকে যেখানেই পাবে 
সেখানেই তাদেরকে ধরবে এবং হত্যা করবে। এই ধরনের লোকদের উপর আক্রমণ চালাবার জন্যে আমি 
তোমাদেরকে সুস্পষ্ট ফরমান দান করলাম। 
রকু-১৩ 
৯২. কোন মু'মিন ব্যক্তিকে হত্যা করা কোন ঈমানদার ব্যক্তির কাজ হতে পারেনা; অবশ্য ভুল-ভ্রান্তি হতে পারে । 
যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে ভূলবশতঃ হত্য।করবে তার “কাফ্ফরা' স্বরূপ এক মুমিন ব্যক্তিকে গোলামী হতে 


সিটি টিটি 


nl) 


৬৪. নিহত ব্যক্তি মু'মিন থাকার কারণে তার হত্যার কাফফরা স্বরূপ একটি মুমিন গোলাম মুক্ত করার বিধি দান 
করা হয়েছে। 


DBD IR IPD OD DPIVDBIPS 


8 Say a Sod, cs 0 


ছা 
iy 
LL 
রি 
না 
1 
চা 
= 
Dl 
জা 
ঢা 
Hd 
রি 
রর 
| 
LN 
রি এ 
ন্‌ 
ত. 
সা 
রে 
a 
ছা 
॥ 
B. 
2 
0) 
RL 
7 
রা, 
sl 
রি 
i 
টি 
a 
রো 
A 
A 
mn 
a 
I) 
a, 
I) 
না 
রি 
1 
রি 
রে 
রো 
রা 
তা 
রা 
শট 
র্‌ 
, 
Lf 
n 
pl 
Cf 
ক 
a, 
পা 
৪) 
৮) 
0) 
) 
টি 


এ আর: 

* তে ভি মযার পাতি ‘422 5 
রর যদি তবে তার পরিবারের কাছে সমৰ্পিত হবে রক্তমূল্য ও পু 
র্‌ পরি রত we তে ০) Ar ৩১ পে ৫৫ 

টি 5১ এ is 2220 LF ৮১ ৬৩০০ KE 

টি সে যখন তোমাদের শক্র জাতির মধ্যহতে সেহয় অতঃপর তারা ক্ষমা করে দেয় 
| রর রর 2 / বর প্র পে ৮ fs EAA 591 নু 
3 ০ 5 + ৫৮৫৮০ Ar LIES ৩55৭ && 

“রর, যদি এবং (যে হবে) (এমন একজন)  মুক্তিদান তবে মু'মিনও | 

মু'মিন দাসকে € ) 

"ছা ০৫75-77-22 ৮ তি 

রি ৬১ ৬১১০ স্পস্ট 2 2৯৮ Uc Es 

{রক্ত মূল্য তবে চুক্তি তাদের মাঝে ও _ তোমাদের মাঝে জাতির) মধ্য হতে | 

5 ই 2 চি 2 উরে { ডর পার্ট এ Fe 

৩০৪৯০ dr 225 2 4৯2 OL ভীতি ই 
z রাতে! 158: যুক্তিদান ও তার পরিবারে কাছে সমিতি হবে নু 
নু এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারীদেরকে 'রক্তমূল্য' দিতে হবে৬৫ । 'রক্তমূল্য' মাফ করে রর 
পু দিলে সে কথা স্বতন্ত্র। কিন্তু নিহত মুসলিম ব্যক্তি যদি তোমাদের শত্রু জাতির মধ্য হতে হয়ে থাকে, তবে তার [& 

৪] কাফফারা হচ্ছে একজন মুমিন গোলামকে মুক্ত করা। পক্ষান্তরে সে যদি এমন কোন অমুসলিম জাতির লোক হয়ে £ 

লু] থাকে যার সাথে তোমাদের সন্ধি-চুক্তি রয়েছে তবে তার উন্তরাধিকারীদেরকে রক্ত বিনিময় দিতে হবে এবং [| 
| একজন মুমিন গোলামকে আযাদ করতে হবে৬৬। শখ 
শট ৬৫. নবী করীম (সঃ) রক্তপণের পরিমাণ নির্ধারণ করেছেন- একশত উট অথবা দুইশত গাভী; কিংবা দুই হাজার টু : 
রর ছাগল । এ ছাড়া অন্য কোন উপায়ে কেউ রক্তের বিনিময়-মূলয দিতে চাইলে এসব জিনিসের বাজারমূল টু 

নট হিসাবে তা নির্ধারণ করতে হবে। দৃষ্টান্তস্বরূপ বলা যেতে পারে নবী করীমের (সঃ) যামানায় নগদ মূল্যে |ুধ |. 
=’ রক্তপণ নির্দিষ্ট ছিল ৮ (আট) শত দীনার বা ৮ (আট) হাজার দিরহাম । হযরত উমরের (রাঃ) যামানা এলে [|| 
a হযরত উমর (রাঃ) বললেন, এখন উটের দাম বৃদ্ধি পেয়েছে; সুতরাং 08580584885: 
রি রৌপ্যমুদ্রায় ১২হাজার দিরহাম রক্তপণ দিতে হবে । কিন্তু মনে রাখতে হবে, রক্তপণের এই পরিমাণ যা [টু 
2 নির্দিষ্ট করা হয়েছে তা ইচ্ছাকৃত হত্যার জন্য নয়; এ হচ্ছে ভুলবশতঃ হত্যার জন্য । ই 
তি ৬৬. এই আয়াতের নির্দেশের সারাংশ এই যে- যদি নিহত ব্যক্তি ইসলামী রাষ্ট্রের অধিবাসী হয় তবে হত্যাকারীকে ই রঃ 

রা রক্তের বিনিময়-মূল্য দিতে হবে এবং আল্লাহর কাছে নিজ অপরাধের ক্ষমা লাভের জন্য একটি গোলামকেও [ই 

ধ] মুক্ত করতে হবে। আর যদি নিহত ব্যক্তি দারুল হারাবের বাসিন্দা হয়; তবে হত্যাকারীকে মাত্র গোলাম |. 
5) ৪ ১ 
5 অমুসলিম রাষ্ট্রের অধিবাসী হয় তবে হত্যাকারীকে একটি দাসমুক্ত করতে হবে ও উপরন্তু রক্তপনও দান [| 
HM করতে হবে। কিন্তু এক্ষেত্রে রক্তের বিনিময়- 


| পরিমাণ হবে চুক্তিবদ্ধ জাতির কোন অমুসলিম ব্যক্তিকে সু 
লাল চুন হত্যার জন্য চুক্তি-মত যে পরিমাণ প্রদেয় । ‘=e. 0. হ [ল্যাজ্যাল ইশ 


সিএ শঃ 


LAL POC POR RS NL 


১) 


রর 
ie 
io 
i 
রা 


টিটি জি ইন 


(হর আপিলে 


আর যে কোন গোলাম পাবে না সে ক্রমাগত দুমাস পর্যন্ত রোযা রাখবে৬৭ । এ ধরনের গুনাহ হতে আল্লাহর 
নিকট তওবা করার এই হচ্ছে রীতি৬৮। আল্লাহ সর্বজ্ঞ ও বুদ্ধিমান । 


৯৩. তারপর যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে জেনে-বুঝে হত্যা করবে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, তাতে সে 
চিরদিন থাকবে । তার উপর আল্লাহর গযব ও অভিশাপ এবং আল্লাহ তার জন্যে কঠিন শাস্তি নির্দিষ্ট করে 


রেখেছেন। 


৬৭. 


অর্থাৎ রোযা অবিচ্ছিন্ন ভাবে রাখতে হবে, মাঝে রোযা ভংগ করা চলবে না। যদি শরীয়ত-সংগত কোন 
কারণ ছাড়া মাঝে একদিনও রোযা ভংগ করা হয়, তবে পুনরায় নতুন করে প্রথম থেকে একাধিক্রমে রোযা 
রাখা শুরু করতে হবে। 

অর্থাৎ এ জরিমানা নয়, এ হচ্ছে- তওবা ও কাফফারা, জরিমানা দেওয়ার ক্ষেত্রে কোন আন্তরিক, অনুতাপ, 
লজ্জা ও আত্মসংশোধনের প্রেরণাবোধ থাকে না বরং সাধারণতঃ তা অত্যন্ত অসস্তুষ্টির সাথে নিরুপায় হয়ে 
দেয়া হয়ে থাকে, এবং অসস্তুষ্টি ও মনের তিক্ততা থেকেই যায়। পক্ষান্তরে আল্লাহ চান, যে বান্দার ভুল 
হয়েছে, সে এবাদত, সৎকাজ ও হক আদায় করার মাধ্যমে নিজের আত্মার উপর থেকে এর প্রভাব- 
প্রতিক্রিয়া মুছে ফেলুক ও বিনয়, লজ্জা ও অনুতাপের সংগে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করুক, যেন শুধু মাত্র 
বর্তমান গুনাহই মাফ না হয়, বরং ভবিষতেও সে এরূপ ভূলক্রটির পুনরাবৃত্তি থেকে বেচে থাকতে পারে। 


ছি 
(2 


ERD RNR RCRA NED BD ET ES 


(তে 


Euan 
7 


1B 1 # ন্‌ ॥ ॥ 
uns Cana ann 


FL] 
fl 


পাত্র SL AT A TER 


En, হা) জা? হাঃ en NE জং জা! জো | 


রব 
DARIAN RE 


5) 
রা 


শা রিতা 28 57 শে এ 4 | 052 


০ 
১ তাক তোমরা বলো না ও এ আল্লাহর 


© টি) তে B,D, aR Una. টি) aa, 


[পপ টার 


AE A 


» 2৫ ঞ্ ৩০ 03৩ ১৮০ 


22% 25 


তোমরা ছিলে 


|] ৯৪. হে ঈমানদারগণ, তোমরা যখন আল্লাহর পথে জিহাদের জন্যে বের হবে, তখন বন্ধু ও শত্রুর মধ্যে অবশ্যই 

পার্থক্য করো। কেউ তোমাদেরকে প্রথমেই সালাম দিলে সহসাই তাকে বলে ফেলোনা যে, 'তুমি মুমিন নও । 

ত্য তোমরা যদি বৈষয়িক স্বার্থ পেতে চাও তবে আল্লাহর নিকট প্রচুর পরিমাণে গনীমতের মাল রয়েছে। তোমরা 

চু নিজেরাই তো ইতিপূর্বে ঠিক এরূপ অবস্থার মধ্যেই লি ছিলে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগহ ২ 

পি ৬৯. ইসলামের সূচনা কালে ‘আসসালামু আলাইকুম" শব্দটি মুসলমানদের ধর্মীয় বৃষ্টির বিশেষ চিহ্ন ও নিদর্শন চু 

শ্র.: রূপে গণ্য হত, এবং একজন মুসলমান অন্য একজন মুসর্লমানকে দেখে এ শব্দ এই অর্থে ব্যবহার করতো যে ই 
আমি তোমাদেরই দলভুক্ত লোক, আমি তোমাদের বন্ধু এবং শুভাকাঙথী, শত্রু নই । বিশেষতঃ সে সময়ে এই 
“শেআর' (ধর্মীয় চিহ্ন)-এর গুরুত্ব আরও বেশী থাকার কারণ ছিল তখন আরবের নব মুসলমান ও চু 
কাফেরদের মধ্যে পোষাক, ভাষা বা অন্য কোন জিনিসের এরূপ কোন সুষ্পষ্ট পার্থক্য ছিলনা যে একজন চু 
মুসলমান অন্য একজন মুসলমানকে সাধারণভাবে দেখে তাকে মুসলমান বলে চিনতে পারে । কিন্ত যুদ্ধকালে ॥ 
একটি জটিলতার সৃষ্টি হতো । মুসলমান যখন কোন শত্রুপক্ষের উপর আক্রমণ চালাতো, সেখানে যদি কোন ॥ 
মুদলমান এই আক্রমণের পাল্লায় পড়ে যেতো তবে সে আক্রমণকারী মুসলমানকে সে যে তার দ্বীনি ভাই | 
একথা জানাবার জন্য “আসসালামু আলাইকুম" বা ‘লা-ইলাহা ইন্লাল্পাহ' বলে উঠতো । কিন্তু মুসলমানদের 
তার উপর এই সন্দেহ হতো যে- এ কোন কাফের হবে, কিন্তু নিছক প্রাণ বাচানোর জন্য কৌশল অবলম্বন [৫ 
করছে। এজন্য অনেক সময় তাকে হত্যা করে ফেলা হতো । আয়াতের বক্তব্য হচ্ছে- যে ব্যক্তি নিজেকে |! 
মুসলমান হিসেবে পেশ করে তার সম্পর্কে বিনা অনুসন্ধানে হালকা ভাবে তোমাদের এ সিদ্ধান্ত করার 
অধিকার নেই যে- সে মাত্র প্রাণ বাচানোর জন্য মিথ্যা কথা বলছে। সে সত্যবাদীও হতে পারে আর | 
মিথ্যাবাদীও হতে পারে। প্রকৃত ব্যাপার তো অনুসন্ধানের পরই জানা যেতে পারে। তদন্ত ছাড়া ছেড়ে [ 
EE ET ই 


ea seen eee এ ্ nee ET PPE mene 8 
% < রি ৪৯০০৩ রি ৩৪ এ এ ০) 
রি সমান হয় না খুব অবহিত তোমরা কাজকরঃ বর রর 
2 | 
SA + থে / “24 03 Fe 
SME 5 EE (2) ৩০ ৩১১৪৮ E 
£4 ও :  অক্ষমতাশীলরা এ ব্যতীত * মু’মিনদের মধ্যহতে (গৃহে) উপবেশন কারী 
£ ঃ 


{ তোমরা যা কিছু কর, আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন। 


৯৫. যেসব মুসলমান কোন অক্ষমতার কারণ ছাড়াই ঘরে বসে থাকে, আর যারা আল্লাহর পথে জান ও মাল দ্বারা 
রণ জিহাদ করে, এই উভয় ধরনের লোকের মর্যাদা এক নয় । আল্লাহতা'আলা বসে থাকা লোকদের অপেক্ষা জান- 
মাল দ্বারা জিহাদকারীদের সম্মান উচ্চে রেখেছেন; এদের প্রত্যেকেরই জন্য যদিও কল্যাণের ওয়াদা রয়েছে : কিন্তু 
তাঁর দরবারে মুজাহিদদের কল্যাণ কর কাজের ফল বসে-থাকা লোকদের অপেক্ষা অনেক বেশী । 

৯৬. তাদের জন্যে আল্লাহর নিকট বড় সম্মান, ক্ষমা ও অনুগ্রহ রয়েছে । 


গস 


চিট টিটি 


| 


১2 


Dam মাশ্রত্রশ্নল্জন্রশ্লল্ভশ্রন্র্ন্ভম্ত-স্র-্জম্ভস্রম্তন্তম্ড জসিম তল ললিত Rol (n(n 


একে 


ed 


(Id 22 


5) ক্ুকু-১৪ 

5 ৯৭. যারা নিজেদের আত্মার উপর যুলুম করছিল৭০ এই অবস্থায় ফিরেশতাগণ যখন তাদের “জান-কবঘ' করল, 
|] তখন তাদের জিজ্ঞাসা করলঃ তোমরা কি অবস্থায় নিমজ্জিত ছিলে? জবাবে তারা বললঃ আমরা দূর্বল ও অক্ষম 

রা ছিলাম ৷ ফেরেশতারা বললঃ আল্লাহর যমীন কি প্রশস্ত ছিলনা- তোমরা কি অন্য স্থানে হিজরত করে যেতে 

লু পারতে না? এ সব লোল্রুর পরিনতি হচ্ছে জাহান্নাম এবং তা অত্যন্ত খারাব জায়গা। ্‌ 


এআ 
Ll 
জা. 
Bs 
নি 
চি 
চি 
শট 
৬. 
জন. 
শেরে 
এ 
a 
pe 
| 
0, 
® 
চাট 
ml 
ছি 
" চি 
a 


সপ 


ৰ ৭০. অর্থাৎ সেই সব লোক-যারা ইসলাম গ্রহণ করার পরও কোন বাধ্যতা ও অক্ষমতা না থাকা সত্বেও আপন 
রর কাফের কওমের মধ্যে বসবাস করছিল ও আধামুসলমানী ও আধাকাফেরী জীবন-যাপনে তৃপ্ত ছিল, অথচ 
একটি ইসলামী রাষ্ট্-ব্যবস্থা কায়েম হয়ে গিয়েছে এবং সেখানে হিজরত করে স্বীয় দ্বীন ও ঈমান মোতাবেক 
পূর্ণ ইসলামী জীবন-যাপন করা তাদের পক্ষে সম্ভব ছিল, এবং দারুল ইসলামের পক্ষ থেকে তাদেরকে এই | 
আমন্ত্রণও জানানো হয়েছিল যে- নিজেদের ঈমান বাচানোর জন্য তারা হিজরত করে- সেখানে আসুক । 5 


Ww 


8১0১, ও, হজ জা 
ne a o.- ২ =. 


‘anu 
sa. 


EE. 
রা, wf. ms. mn. mm ও 


জজ 


হক 


. mu 
a of 


Et 


unm 


unu.nn. আত জা) হত হা জা) nn sn. জা 
শা আজ 'ছ্ড আজ, আজ, রি, - আজ, আর আঠা খাছ, "জরা, 'আজ', সক. 


৭১. একথা বুঝে লওয়া আবশ্যক যে, যে ব্যক্তি আল্লাহর দ্বীনের উপর ঈমান এনেছে তার পক্ষে কাফেরী সমাজ- 


টি 2 ন রর এ 
3 5০0 2 ep Gs GA 2) 

ও নারীদের ও পুরুষদের মধ্যহতে ৯৪০ তবে শি 

রি 2 তারি লা. ০ 4 গে 45 পর ১০৩ টন 
০০ aS rd (যারা) সক্ষম হয় হন 

আবলম্বন উন কে En 


১০2 পর 2৫ 2 


8, (১। 4b ৬৬ ঞএএ 


VAT 4 ৩6 2 রা এর রি 
মেহেরবান ক্ষমাশীল আল্লাহ হলেন এবং আল্লাহর উপর হি 

উল দত আল 

কোন পথ -কোন উপায় ছিলনা; 

৯৯, সম্ভবতঃ আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। বস্তুতঃ আল্লাহ বড়ই মার্জনাকারী ও রেহাই দানকারী । 

১০০.বস্তুতঃ আল্লাহর পথে যে হিজরত করবে যমীনে আশ্রায় নিবার জন্যে সে অনেক জায়গা এবং দিন-যাপনের 

জন্যে বিরাট অবকাশ পাবে । আর যে ব্যক্তি নিজ ঘর হতে আল্লাহ ও রসূলের দিকে হিজরত করার জন্যে বের 


হবে, এবং পথিমধ্যেই তার মৃত্যু হবে তার প্রতিফল দান করা আল্লাহর প্রতি ওয়াজিব হবে। আল্লাহ বাস্তবিকই 
ক্ষমাকারী ও অনুগ্রহশীল ৭১ । 


টলে", ক si HED: 

AEE ৫ নি 

2. ৮:৯৪ ০৮০ 5 9192221৯2 2 ০8৫ £ EN: 
যে এট জা মার্জনাকাী আল্লাহ ই রত 

25 
2 ৫6৮৫ ০৯৮) ও ৩৯ 42) A : 
171 পর্ণ 8 রি 55 2 সর 
0 ১২ রর ক ৫ হত 

212৯০ 2 09 7১৯ ৩০ 2 ৬৪৬০ 5 & 
মুহাজির হয়ে তারঘর থেকে  বেরহবে থে এবং Fe 

AL 544 2 রা 2 ৭ 2০ GE 2 নো 
725 ৬৯৪ Dsl 2৮9৩৩ শ79৮০০ 2 40 E 
(দায়িত্ব ভার) নিশ্চয় তবে মৃত্য তাকে পাবে এরপর 
be 


a ৮ TOT TE TE TIT 8: tm 0. OTE IN TI ION TO TE TE TE TEE TE TET TET জে, জং জ। জু) জা 
TE na nn nessun aes n ne ean ea ea aude nae nn 


ক: 
a ea 


ব্যবস্থার অধীনে জীবন-যাপন করা মাত্র দুই ক্ষেত্রে বৈধ হতে পারে। প্রথম- সে সেই ভূখন্ডে 'ইসলামকে | 
বিজয়ী করার এবং কাফেরী ব্যবস্থাকে ইসলামী ব্যবস্থায় পরিবর্তিত করার জন্য সাধ্য-সাধনা করতে থাকবে। | ২5 
যেমন নবীগণ (আঃ) ও তাদের প্রাথমিক সঙ্গী-সাথীরা করেছিলেন। দ্বিতীয়- সে সেখান থেকে প্রস্থান করার দি 


কোন উপায়ই পাচ্ছে না এবং তীব্র ঘৃণা ও অসস্তোষের সঙ্গে নিরূপায় হয়ে সেখানে বসবাস করছে। টি 


87 হা) ১ জা 00) TET ১ জং) 8 এ 


হা 8 N,N. হা) জা রং হা, জা) জা) জা) জা? জা? পা) তা ভে জা? জা জা) RM dS 


৫ 5৮ ৫ ১৪ ৫2 তর্ছি 
15৩৮০ এ ৩) ১152 (০2৬৮ 


নিশ্চয়ই কুফরী করেছে যারা 


৩4191 59 


8) 2) জা) জা) জা) জা) হা, জো? ভা) ER, 


ne 


TT 
ৰ, 


ঢা 


মি] 
০. 
রি] 
ছি. 
জা 
ঙ্‌ 
a 
a 
৪... 
হি 
হা 
চান 
এজ, 
a A 
৮] 
ছা... 
এজ 
জা 
এ 
চা 
হি] 
a. 
a 
ul 
এছ 
a 
Rl 


EP LAAT 
ছল 


০৪৯৬৮ 
তাদের অন্ত তাদেরযধ্যহতে একদল দাড়ায় যেন তখন 
চি পানির 2: তলার বে 
৬৪ 53S hoe 190 


তারা তখন তারা সিজদা করে. অতপর 
হবে ফেলে _ যখন 


শে 
গা) 


রুকু-১৫ 
১০১. আর তোমরা যখন সফরে বের হবে, তখন নামায সংক্ষিপ্ত করলে৭২ কোন দোষ নেই, (বিশেষতঃ) 


ঢু] কাফেররা তোমাদেরকে বিপদগ্রন্থ করতে পারে বলে যখন আশংকা হবে । কেননা তারা প্রকাশ্যভাবে তোমাদের 
শু শত্রুতার জন্যে উঠে পড়ে লেগেছে। ূ 
১০২. হে নবী! তুমি যখন মুসলমানদের মধ্যে অবস্থিত হবে এবং (যুদ্ধাবস্থায়) নামাযে তাদের ইমামতি করার 
জন্যে দাঁড়াবে তখন তাদের মধ্যে হতে একদল তোমার সংগে দাড়াবে এবং অস্ত্র নিয়ে থাকবে৭৩। তারা যখন 
সু সিজদা সম্পন্ন করবে তখন তারা পিছনে চলে যাবে ? 


REE 


BE un an tm E.R, EB ERE 
LD EDEN, জা) ভ। ভা। ভা জা। জে জা) হা, 


হণ ৭২, শান্তির সময়কার সফরে কসর (নামায সংক্ষিপ্ত করণ) হচ্ছেঃ চার রাকায়াত বিশিষ্ট ফরয নামায দুই 
ৃ রাকায়াত করে পড়া । যুদ্ধের অবস্থায় কসরের জন্য কোন সীমা নির্দিষ্ট নেই। যুদ্ধের অবস্থায় যখন যেভাবে 
সম্ভব হয় সেই ভাবে নামায় পড়ার অনুমতি আছে। ৃ 
যুদ্ধ বাধেনি। 


se 
।আ। জা জা ভা) জা জা ভা জা) জা, ভা se, 


রিস্ক 


LR a সন 


পু 


রঃ 


শর্ট তা ঠর্ত পার্ট তা ০৫৫ রর রি 
2 os চে ৮ ৮ | 
হি | এ রি | ৬৮ ৩5 2) 

সাজসরঞ্জাম ও তোমাদেরঅন্ত্র-শস্তর হতে গাফেল হও তোমরা যদি কুফরীকরেছে 


(হতে) 
CEL এর্ঘা LTA ME UA HEE CAME GE 
2 ৯ ১ st Ax ০৯৬৪১ 


গুনাহ না এবং একবারই আক্রমণ তোমাদের উপর তারা তবে 


RMA 


AR Re RRP NP PAST RRP FRPP 


এবং দ্বিতীয় দল- এখনো যারা নামায পড়ে নি- তারা এসে 
তোমার সাথে পড়বে এবং তারাও সতর্ক থাকবে ও নিজেদের অস্ত্র সংগে রাখবে, কেননা কাফেরগণ সুযোগ- 
সন্ধান করছে: তোমরা তোমাদের অস্ত্র-সন্ত্ব ও সাজ-সরঞ্জাম হতে একটু অসতর্ক হলেই তারা আকস্মিকভাবে 


সিইসি সিসি গদি টিকটিকি RLA RUA RM 


তোমাদের উপর আক্রমণ চালাবে । কিন্তু তোমরা যদি বৃষ্টির কারণে কষ্ট পাও কিংবা অসুস্থ হও তবে অস্ত্র সংবরণ হু 
করায় কোন দোষ নেই কিন্তু তা সত্বেও তোমরা সতর্ক থাকবে। নিশ্চয় জেনো, আল্লাহ কাফেরদের জন্যে 
অপমানকার আযাব নির্দিষ্ট করে রেখেছেন। ত 

টে 

নু “5 
এ, 
সং 1. জজ সাজ চি গ্র-গ্ আ ভা-জ ভাজা কেপ 


A ১০ 1 রর 
| ৯৩ $ ০৩১৮ নি ৬ fe 
যখন অতঃপর ৪৮১ উপর ও নি 

সর শুয়ে 

০১ 


০৪ < ৪০০ (9) 
রা নিদিঃ সময়ে মুমিনদের 
92 ৫৫ 31 ১৯৪) 5 ও 


তোমরা বগা পেয়ে থাকো যদি 


22 


6 5৫ 


x গিনি সত 


‘ana 


জর 


রর পার উট এতে তে AEE LA পণ 2 Pd 
৫)। 02 ০৮৯ 5 ৩০৮৮ ৫ ৮) 
আল্লাহ হতে 2১ আর তোমরা যন্ত্রণা পাও রি 


পুরস্কার) 


ছি 


6 ret এপ পা 2১৫ 
৩৫৮ ৩১৮ 4৪ 2] এ 56 3 5 ৬০১৯৯ 


জাম 'হলেন এবং 


জেতে, 


CYTE 


a | 
শিপন 


১০৩. অতঃপর তোমরা যখন নামায সমাপ্ত করবে, তখন দাঁড়িয়ে -বসে -শুয়ে-সববিস্থায় আল্লাহকে স্মরণ দর 
করতে থাকবে । আর যখন স্বস্তি ও নিরাপত্তা লাভ হবে, তখন পূর্ণ নামায পড়বে । বস্তুতঃ নামায এমন একটি 
কর্তব্য কাজ, যা সময়ানুবর্তিতার সাথে (আদায় করার জন্যে) ঈমানদার লোকদের জন্যে ফরয করে দেয়া 
হয়েছে। 

১০৪. এই দলের পশ্চাদ্ধাবনে কিছুমাত্র দূর্বলতা দেখিয়ো না। তোমরা কষ্টে পড়ে থাকলে তোমাদের ন্যায় তারাও 
কষ্ট ভোগ করছে। পক্ষান্তরে তোমরা আল্লাহর নিকট সেই জিনিসের আশা পোষণ কর যার আশা তারা করে না। 
নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং তিনি বিজ্ঞানী ও বুদ্ধিমান । 


৪7:00) 0) জা) 0) 2) জে n,n, aa জং A: neg জা, ভি টি) টি) Se. 


টিসি তল রক ভাসি লি শত আত? 2 তত এ পি) এ পর হা পপর রি জা 


হর দুরে মতে রী রি রি তি ভারত ‘ 
যাঝে তুমি ৰাতে (এই) গ্রনৰানি তোমার প্রত আমরা নাজমা নিশাই 


গে ৬ র্ঘ্য 2১2। ৩১১ ও 


বিতর্ককারী নি জিরা তুমি হয়ো না এবং আল্লাহ তোমাকে 
দেখিয়েছেন 


aan aaa aata aes 


NIT DETTE TTY 
আরা জ। জং জজ জা জা জা 


una um, 
Ena. E 


IR 


ITT 
» আও, জা) জা 


0435 23 2৫ ০5৩ 


তারা লুকাতে পারে না অথচ লোকদের. 


১. = 
CY 
Ll 
a 
লী 
LY 
= 
রা 
Cl 
he 


IT" 


পার্ট ২৫ I 
2৬৯ 


১১৯১০ 


TET TET 


£] ১০৫. হে নবী! আমরা এই কিতাব পূর্ণ সত্যতার সাথে তোমার প্রতি নাযিল করেছি, যেন আল্লাহ তোমাকে যে 
মি সত্য পথ দেখিয়েছেন সে অনুসারে লোকদের মধ্যে বিচার-ফয়সালা করতে পার। তুমি খিয়ানতকারী ও. 
শু দূর্নীতিপরায়ন লোকদের সমর্থনে বিতর্ককারী হয়ো না। 

টি ১০৬. এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর; তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান। 

8 ১০৭. যারা নিজেদের প্রতি খিয়ানত করে৭৪, তুমি তাদের সাহায্য করো না। বস্তুতঃ আল্লাহ খিয়ানতকারী ও 
নি পাপিষ্ঠ লোকদের পছন্দ করেন না। 

রি ১০৮. তারা মানুষের নিকট হতে নিজেদের কর্মকান্ড লুকাতে পারে, কিন্তু আল্লাহর নিকট হতে গোপন করতে 
ঘি পারে না। তিনি তো ঠিক সে সময়ও তাদের সংগে থাকেন যখন এরা রাত্রিবেলা গোপনে আল্লাহর মর্ষির খেলাফ 


জা এ) ভে ভা, তা Nn, জাত জা ভা? জা আন জা তাং an wae ENE: 


TN TR 


fj br 2d, nee ew. a a 6,00, yg uD DE. 


নর রন 
হলেন 


আল্লাহ 


NTN TOS TET জা) হা, জা 


ss nan ene a naan ছি দেনা ছি ছি 


NE OY 


une 


Pan eww 


৪] এদের সকল কাজই আল্লাহর আয়ত্তাধীন । 

8] ১০৯, হ্যা, তোমরা এসব অপরাধীর পক্ষ সমর্থনে দুনিয়ার জীবনে তো খুব ঝগড়া করে নিলে; কিন্তু কিয়ামতের 
রর দিন এদের পক্ষে কে ঝগড়া করবে? সেখানে তাদের উকীল কে হবে? 

রঃ ১১০, কেউ যদি কোন পাপকাজ করে ফেলে কিংবা নিজের উপর যুলুম করে বসে এবং তার পর আল্লাহর নিকট 
ৰ ক্ষমা প্রার্থনা করে তবে সে আল্লাহকে ক্ষমাকারী ও অনুগ্রহশীল পাবে। 

১১১. কিন্তু যে পাপ কাজ করবে তার এই পাপকাজ তার জন্যেই বিপদ হবে। আল্লাহ সবকিছু জানেন, তিনি 


জে) ৩0) জে) নং জা, জা) জা। হে) টি, জা, জা) DC TET 
ভা, ওত) 0. জা) হা) জং রে জা ভা) জজ) রং n.d. জা, 


ea 


2) 100) as, 
EE, 


NLT 
টেট জে 


রি বা অর্জন করে য়ে 

রে ৮৪১. 37 ৫9 ৫ 25 2 

পাপ ও ই সে বহন করল ভিটা নির্দোষের চাগি 
7) দেয় 

24 পর্ণ (ATLA Pd ৫. তর রা র্রি 6৫ 
০৫ Ly 5 OE hl ১৬ ৯) ৪) ৪ 
সংকল্প করেই তীর রহমত ও তোমার উপর র্জ্ল্লাহর না যদি এবং 

ফেলেছিল (তবে) ত) 


22272 w LAA NE 


/ 3% 2 / (024 ১ 24 2 
৮ D2 ৩১ ১৩৮০৪ ডা ০৪ এ 
এবং একদল 


তোয়াব যে তাদের মধ্য 


n,n, ma জা) ed, » Bs 1 Es স্যাম 1B ॥ ET 
গে an aca arn a a aa na ae sane aan need 


এ ছাড়া তারা পথভ্রষ্ট করবে না এবং 
2৬74 AVE 2% > চারটি পে পা 22/227 
al Sl 8৬৪৮ ৩ 6525 ও 5 ৪) 
আল্লাহ নাযিল এবং কোন কিছুই ভিত না এবং তাদের নিজেদেরকে 
টি ৮. ৮৫৮ ৮ টি ৮1 উরি ত 
9 সত 2৫৫ টু 
তুমি জানতে না যা তোমাকে শিক্ষা ও ও হিল ped: 


১১২. তারপরে যে নিজে কোন অন্যায় বা পাপ করে কোন নিদেষি ব্যক্তির উপর তার দোষ চাপিয়ে দেয় সে তো 
বড় সাংঘাতিক দোষারোপ ও প্রকাশ্য গুনাহের বোঝা নিজ কীধে গ্রহণ করে। 


রুকু-১৭ 
১১৩. হে নবী! আল্লাহর অনুগ্রহ যদি তোমার প্রতি না হতো এবং তাঁর রহমত যদি তোমার কল্যাণে নিযুক্ত না 


হত তবে তাদের মধ্য হতে একটি দল তোমাদেরকে ভুল ধারণায় নিমজ্জিত করার ফায়সালা করেই ফেলেছিল, 
যদিও প্রকৃতপক্ষে তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ভুল ধারণায় ফেলতেছিলনা এবং তারা তোমার কোন 
ক্ষতিও করতে পারত না৭৫। আল্লাহ তোমার প্রতি কিতাব ও বুদ্ধিমত্তা নাযিল করেছেন এবং তোমাকে এমন 


জ্ঞান জানিয়ে দিয়েছেন যা তোমার জানা ছিল না। 
৭৫. অর্থাৎ যদি তারা ভুল বিবরণ ও সাক্ষ্য পেশ করে তোমাকে ভুল ধারণার বশবর্তী করতে সক্ষমও হয়ে যেত. 
এবং নিজেদের অনুকূলে ইনসাফের খেলাফ ফায়সালাও হাসেল করে নিতো, তবু ক্ষতি তাদেরই হতো । 
তোমার তাতে কোন ক্ষতি হতো না। কেননা তার জন্য আল্লাহর কাছে তারাই দোষী সাব্যস্ত হতো, তুমি 

নও। যে ব্যক্তি বিচারককে ধোকা দিয়ে নিজের অনুকূলে অন্যায় ফায়সালা হাসেল করে, সে প্রকৃত পক্ষে 
নিজেকে এই বিভ্রান্তির মধ্যে ফেলে যে, এই তদবিরের ফলে 'হক' তারই পক্ষে এসে গিয়েছে। কিন্তু 
প্রকৃতপক্ষে আল্লাহর কাছে হক তারই আছে, প্রকৃত যার হক। কোন ভুল ধারণার বশবর্তী হয়ে আদালতের 
বিচির কারিনা তে প্রকৃত সত্যের উপর কোন প্রভার প্রতিক্রিয়া পড়ে না। 


রা se ua আভা. আজ আআ - আজ. জলজ আজ জজ 2. জজ আআ জজ প্র আজ আজই জ জা 


সতহত 


পা টি BPR SSL 


in nym, tae ITT দি ॥ জা) জা। জী। জি) ভাত 
তে ডি BAH Ka ae ann ana 


ALR nO R MON RRR: HNN 


LDR DBD BOD, 


০১ 59০96 রর 
৩৮৪ রে 5 ০১১০ 


মাঝে সন্ধি স্থাপনের বা সৎ কাজের 


3A ৮৮5০ 
ভি 
বিরাট 


Ze 2 122 ৰ পপ তু 


ও E 3৩ এ ৬১ 


ব্যতীত অনুসরণ করে ও সৎ পথ তারকাছে সুস্পষ্ট হয়েছে 


টে / lw তে VS 


2 % ও 


ও (5 ঠা 
যে দিকে আমরা 


তি ১১৪. লোকদের গোপন সলা-পরামর্শে প্রায়ই কোন কল্যাণ নিহিত থাকে না। অবশ্য গোপনে কেউ কাউকে যদি 
পি দান খয়র তের উপদেশ দেয় কিংবা কোন ভাল কাজের জন্যে অথবা লোকদের পরস্পরের কাজ-কর্মের মধ্যে 
হি সংশোধন সূচিত করার জন্যে কাউকে কিছু বলে তবে তা নিশ্চয়ই ভাল কথা । আর আল্লাহর সন্তোষ লাভের জন্যে 
টি যে কেউ এরূপ করবে তাকে আমরা বড় প্রতিফল দান করব। 

পটু ১১৫. কিন্তু যে ব্যক্তি রসূলের বিরুদ্ধতা করার জন্যে কৃতসংকল্প হবে এবং ঈমানদার লোকের নিয়ম-নীতির 
£4 বিপরীত নীতিতে চলবে- এমতাবস্থায় যে, প্রকৃত সত্যপথ তার নিকট সৃম্পষ্টরূপে প্রতিভাত হয়েছে- তাকে 
£4 আমরা সেই দিকেই চালাব যেদিকে সে নিজেই চলতে শুরু করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করবো যা 


টিন জহি হছে নাহ Ys ‘ 


সস 


BAB DDN IDV 


হা মাক করবেন কিনতু এদিন দির করাকে 


হি. জা জং পা জা জে জা জজ, রা 
ae উজার সা আক উন 


১ তির ৫ সদন বি যে ও 


(3) ও রা ১৩৮ IRS 


AAs nnn nnn anne, 


sm. sa 


ed pb 0 bd afc a a a sa cP a a ta af a 


wen ALB mens 


5 4৫4১৫৫ AZ 
2 025 ৪০৯০০ UF 


তোমার বান্দাদের মধ্যহতে নি (শয়তান) এবং 


মা 
La 
El. 
Lah 
এ 
১৪ 
রর 


এ 


রুকু-১৮ 
১১৬. আল্লাহর নিকট কেবল শেরকই ক্ষমা পেতে পারে না, এতদ্যতীত অন্য সব পাপই মার্জনা লাভ করতে 


পারে, যাকে তিনি ক্ষমা করতে ইচ্ছা করবেন। যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করল, সে তো গোমরাহীর 
পথে অনেক দূর অগ্রসর হয়ে গেছে। 

১১৭. এ ধরনের লোকেরা আল্লাহকে বাদ দিয়ে দেবীসমূহকে মা'বুদ রূপে গ্রহণ করে৭৬। তারা সেই 
আল্লাহদ্বোহী শয়তানকেও মাবুদ রূপে মেনে নেয় 

১১৮. যার উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেছেন (তারা সেই শয়তানের আনুগত্য ও অনুসরণ করে) যে 
আল্লাহকে বলেছিল যে, আমি তোমার বান্দাদের মধ্যে হতে একটি নির্দিষ্ট অংশ অবশ্যই নিয়ে ছাড়ব৭৭; 


নিজ 


টি সস 


চে সস 


My রঃ 


(সস সি চরে রাজ এ 


টি) জাত জা, জং হা, জং প। 8, হা, ভা) আ। 2, পা an, 
নটি সিজন LETS 


টা 
টো 


৭৬. শয়তানকে কেউই এই অর্থে উপাস্যরূপে গ্রহণ করেনা যে, তার সামনে কেউ পৃজা-অর্চনার অনুষ্ঠান পালন | 
করে বা তাকে আল্লাহ রূপে মর্যাদা দান করে । শয়তানকে উপাস্যরূপে গ্রহণ করার অর্থ মানুষের নিজের 
প্রবৃত্তির লাগাম শয়তানের হাতে সমর্পন করা এবং সে যেদিকে পরিচালনা করে সে দিকে চালিত হওয়া, যেন 
এ তার বান্দা এবং সে তার আল্লাহ । এর থেকে এ সত্য জানা যায় যে- অন্ধ ও প্রশ্নাতীত তাবে কারুর | 
আনুগত্য ও আদেশ পালন করাকেও ‘এবাদত’ বলা হয়; এবং যে ব্যক্তি কারুর এরূপ আনুগত্য করে সে নই 
আল্লাহকে ত্যাগ করে তাকেই নিজের মাবুদ বানিয়েছে বলা যেতে পারে। 
অর্থাৎ তার সময়ের মধ্যে, তার শ্রম ও চেষ্টা-সাধনার মধ্যে, শক্তি-সামর্থ ও যোগ্যতার মধ্যে, তার মাল ও 
আগওলাদের মধ্যে নিজের জন্য অংশ নির্ধারণ করবো এবং তাকে প্রতারিত করে এরূপ প্ররোচিত করবো যে, 
GE OT ET 


হস 


GW 


as 7 
Ny 


|G | ID) 
7 


৫ ৭৫ LE CON PLL CO} 
of 2s Bs 0) As 
15: 


রি 


Leo ৮৮০০৫ ৫ 


SEL ৫ 


তারা অবশ্যই অতঃপর তাদের আমি অবশ্যই এবং 
ছেদ করবে নির্দেশ দেব 


LLL Boulet ০৪14৫ ৮৫৫,৮১৫ 

৮) ১৯ CX ক) 5 2৪৬০৯ oll 
: ৮৮ অবশ্যই ও 

রি ৬৩ 7 1১ %&ু 

৩১ প্রত ৩১১ oe 


নিশ্চয়ই তবে আল্লাহ 


শট ১১৯. আমি তাদেরকে বিভ্রান্ত করব, আমি তাদেরকে নানা প্রকারের আশা-আকাংখায় জড়িত করব, আমি 
ই] তাদেরকে আদেশ করব এবং তারা আমার নির্দেশে জন্ু-জানোয়ারের কান ছেদ করবে৭৮ | আমি তাদেরকে 

আদেশ করব এবং তারা আমার আদেশে আল্লাহর গঠনে রদ-বদল করে ছাড়বে৭৯। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে 
| এই শয়তানকে নিজের পৃষ্টপোষক ও বন্ধুরূপে গ্রহণ করল সে সুস্পষ্ট ও ভয়ংকর ক্ষতির সম্মুখীন হল। 


জা, নন 1 জা) জ) জ। 2 আজ, হা, টি নি ॥ জা) এ 
শি তে রে ea sense an ns aera nae 


Pea nea an 


্‌ ৭৮. এখানে আরববাসীদের অসংখ্য কুসংস্কারের মধ্যে একটির প্রতি ইংগিত করা হয়েছে । তাদের নিয়ম ছিল, রত 
তে. উদ্্ী পাচটি কিংবা দশটি বাচ্চা প্রসব করলে, তার কান ছিন্ন করে তাকে তারা দেবতার নামে ছেড়ে দিত | 
এবং তার দ্বারা কোন কাজ করানো তারা হারাম জ্ঞান করতো । অনুরূপভাবে যে, উষ্ট্রের রসে দশটি বাচ্চার র্‌ 
জন্ম হতো তাকেও দেবতার নামে 'পণ' করা হতো; এবং কান চিরে দেওয়া এরূপ 'পণ' করার নিদর্শন বলে চু 


গন্য হতো । তার দ্বারা সকলে বুঝতো যে এ পশ্তকে দেবতার নামে ‘পণ’ করা হয়েছে। ঃ 
আল্লাহর গঠনে পরিবর্তন করার অর্থ -জিনিসের জন্মগত গঠনে পরিবর্তন করা নয়, বরং আসলে এখানে যে চু 
পরিবর্তনকে শয়তানী কাজ বলে অভিহিত করা হয়েছে তা হচ্ছে আল্লাহ যে জিনিসকে যে কাজের জন্য সৃষ্টি [ 
করেন নি সে জিনিসকে সেই কাজে ব্যবহার করা ও যে জিনিসকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন তার থেকে | 
সে কাজ গ্রহণ না করা। অন্য কথায় মানুষ নিজের ও প্রব্যাদির প্রকৃতির বিরুদ্ধে যে কাজই করে প্রকৃতির চু 
উদ্দেশ্যের প্রতি উপেক্ষা প্রদর্শন করে যে সব পন্থা অবলম্বন করে তা সবই এই আয়াতের দৃষ্টিতে শয়তানের Ed 
রষ্টকারী তৎপরত ফল যথা, হযরত লুতের (আঃ) জাতির অপকর্ম; জন্ম নিরোধ, বৈরাগ্যবাদ, ব্র্ষচার্য, স্ত্রী ও | 
পুরুষকে বন্ধ্যাকরণ, পুরুষদের খোজা বানানো, প্রকৃতি স্ত্রীলোকদের যেসব কাজের দায়িত্ব অর্পণ করেছে তা চুন 
থেকে তাদের বিচ্যুত করা এবং সমাজ-সভ্যতার যেসব বিভাগে কাজ করার জন্য আল্লাহ পুরুষকে সৃষ্টি টু 
উ83888888িএউিউ১ হু 


EEE, জং en... naw we 
ss. ss es জনি নর 


a. 
9) জা) জা) জে হা, ভা RS RI CSR CSL EC FLA 


LAR NAN 


REN RnR 


পাও | রর LAE 
৩৯১৮ 7৪ (০ 
তার অবস্থানকারী ঝর্ণা ধারাসমৃহ তার পাদদেশে 


ni 
5 
চা 
nl 
হর 
5 
LY) 
চে 
a 
a 
গর 
প্র 
a 
চা 
. 
a 
a 
a 
RL) 
a 
এ, 
বা 
র্‌ 
চান 
উজ. 
জা... 
= 
a 
এ, 
a 
ml. 
জজ... 
শা 
জা... 
স্পা. 
ভা. 
a 
ছ 4 
A. 
নট a! 
. 
5 
a 
নি 


LS পরও আ। জর ভা ভা জা 


ls জা) রা, 


A; ১২০. সে এদের নিকট নানা প্রকার ওয়াদা করে ও তাদেরকে আশান্বিত করে; কিন্তু শয়তানের যাবতীয় ওয়াদাই 
8] প্রতারণা ছাড়া আর কিছু নয় 

5 ১২১. এদের শেষ পরিণতি হবে জাহান্নাম, তা হতে মুক্তি পাবার কোন উপায় তারা পাবে না। 

ঃ ১২২.পক্ষান্তরে যারা ঈমান আনবে ও সৎকাজ করবে, তাদেরকে আমরা এমন বাগীচায় স্থান দান করব, যার 
5 নিম্নদেশে বর্ণাধারা প্রবহমান হবে এবং তারা সেখানে চিরদিন অবস্থান করবে। বস্তুতঃ এ আল্লাহর সত্য 
2] প্রতিশ্রুতি এবং আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী আর কে হতে পারে! 


ভা) জা, জা, জা) ভা জা। ভা, 


সি 


Ey ৩ )১8১ | জং জে? রে, ও 
প্রি, 


শি 


ভি) হে) 1) রং জে) জা? 80১ 2) [০ জা) হাঃ 


HLH, ENE, ES. 


DESO EE CIE 


হস জি জগ জজ জি জন জজ পা জজ উজ সঃ জা 


Ee ৩৫, তত ভি চির রে 


রা নিলে আকাংখা না আর তোমাদের নাহবে পি 
; _ জিনুযায়ী অনুযায়ী শেষ পরিনতি) | 
ৰ Z w 2 5 রন 2. ৫ ব্রা এর {2% ee 0 5d 
$ ৫ ০৭1 ৩১১ (০ dA) 2১: ও ১৯155 HB 
রর নি আল্লাহ ছাড়া তার জন্যে সে পাবে না এবংসে অনুযায়ী পিক মন্দ ত 
রি 5 রা | পে 25৫ 2/ 22 A ৫4 রর 
"0 +৬ { a 
প্র ১৮১ ০ ৬৯৮ ৩৫ তক ৩ ১০129 YE 
ধু পুরুষদের মধ্যহতে নেকীসমুহের কাজ করবে যে এবং কোন সাহায্যকারী না এবং চু 
শো 

পরে পে ও পর্ণ চি 292: পর জপ এ FG 32329 7s 0৬35 ঠর্প ত 

৯৮ ৬ টি ৬ ৬ [] শে ৬৬ 2) 
Za OAM ০৯১৩ ০৮০ ১১ 5 ০1 ঠা ই 
জান্নাতে প্রবেশ করবে ধসর্বলোকতখন ফৃ'মিনও সে এবং নারীদের অথবা 
27৫25 ৮ ৩ SAI sas A চারে পর 26 পার্ট ১ ৮৫ লহ 
৩৪ ৩৪3 ০ 95 ৪15 92৮8 SS 
(তার) চেয়ে জীবন-যাপন উত্তম কার এবং সামান্য পরিমাণও যুলুম করা হবে না এবং ত 

যে Pe 

গু 8 ৰ্ন্য BY 1৮৮৮৮ 2) ৫ ৩৫৩৩ পর্ণ রি | 
412 ৮৯2 22 5:29, 285 পলা Be 

পন্থা অনুসরণ করল এবং  সংকর্মশীলও সে এবং আল্লাহর তার নিজেকে আত্স্মপণ হত 
22:25:71 A ৫ রা | » ২ 

৪ ৯১৯ 4১ 2 ০৮ চরহ রস টড ৭৯ 2 
বন্ধু হিসেবে ইবরাহীমকে আল্লাহ গ্রহণ করেছেন এবং লতি ইবরাহিমের রর 


১২৩. শেষ পরিণতি না তোমাদের আকাংখার উপর নির্ভর করছে, না আহলি-কিতাবের মনস্কামনার উপর | যে 
পাপ করবে সেই তার প্রতিফল পাবে এবং আল্লাহর বিরুদ্ধে নিজের জন্যে কোন বন্ধু ও সাহায্যকারী পাবে না। 
১২৪. আর যে নেক কাজ করবে- সে পুরুষ হোক আর স্ত্রী হোক- সে যদি ঈমানদার হয় তবে এই ধরনের 
লোকই বেহেশতে প্রবেশ করবে এবং তাদের বিন্দু পরিমাণ হকও নষ্ট হতে পারবে না। . 

১২৫. বস্তুতঃ যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা অবনত করে দিয়েছে ও নিজের জীবনযাত্রা সততার সাথে সম্পন্ন. 
করে এবং সম্পূর্ণ একমুখী ও একনিষ্ঠ হয়ে ইবরাহীমের পথ অনুসরণ করে- সেই ইবরাহীমের পথ যাকে 
আল্লাহতা 'আলা নিজের বন্ধুরূপে গ্রহণ করেছেন- তার অপেক্ষা উত্তম জীবন-যাপন পন্থা আর কার হতে পারে? 


রা HE সিদু দিসি সিসি নিরলস দর ADRS MON 


a noc aS sa i had” pc pa af ae a sd ala ay 


আজ জগ জাজ জর্জ -আ জজ জজ জজ জা আজ্ঞা আজ জ জজ জজ প্র জা জা জাজ জা জাজ আজ. 


lo I a) SE রে ৮০ ৪ 


লা | পর্ট 26 2 পার্ট 3 


০ Ee 


Ed ০০ 


সম্পর্কে তোমাকেতারা ব্যবস্থা জিজ্ঞাসা 
করে 


EAA 122 / ad ৫:2৯ 
৬2 + w 
CHL ERC ৫ 
রি 


সুনান (তাওস্মরন এবং তাদের সম্পকে 


YET ET নিও টি টি, তি ETE এটি নী HM Dt fs 
Sa TDR BaD BD DD BBD BB 


পট ৩১৮ 2 Ld 4৫ ৮৫ 
০৮১ 5 C 
আগ্রহ কর তোমরা টি হত নির্ধারিত যা 
এ এ 24 252 


৮০2 0 5 ৩৩১৮1 ~~ aii 
তোমরা কায়েম (এও নির্দেশ এবং 
থাক  দিচ্ছেন)যে মস টি 


টিটি টিটি ডি টিটি টিটি টিটি টিটি টি ছি জে টিটি টিসি 


RL ALR জি SALAAM KC 


BG Hy 


fl 
97. 


fe 


Ho HG Br) 


১২৬. আসমান ও যমীনে যা কিছু আছে, তা সবই আল্লাহর এবং আল্লাহ সর্বব্যাপক। 

রুকু-১৯ 

১২৭. লোকেরা তোমার নিকট স্ত্রীলোকদের সম্পর্কে ফতোয়া জিজ্ঞাসা করে৮০; বল, আল্লাহ তাদের সম্পর্কে 
তোমাদের প্রতি ফতোয়া দিচ্ছেন এবং সেই সংগে সেই হুকুমগুলিও স্মরণ করিয়ে দিচ্ছেন যা পূর্ব হতে তোমাকে 
{ এই কিতাবের মাধ্যমে শোনানো হচ্ছে। অর্থাৎ সেই হুকুমগুলি যা সেই ইয়াতিম মেয়েদের সম্পর্কে দেয়া হয়েছিল 
যাদের হক তোমরা আদায় কর না এবং তাদেরকে বিয়ে করার কোন আগ্রহ পোষণ করনা (অথবা লোভাতৃর হয়ে 
তোমরা নিজেরা তাদেরকে বিয়ে করতে চাও৮১); সেই হুকুমগুলিও যা অসহায় অক্ষম শিশুদের সম্পর্কে দেয়া 
হয়েছে। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, ইয়াতীমদের প্রতি ইনসাফপূর্ণ ব্যবহার রক্ষা করো । 


৮০. তারা কি ফৎওয়া জিজ্ঞাসা করতো তা এখানে স্পষ্ট করে বলা হয়নি । কিন্তু ১২৮ থেকে ১৩০ পর্যন্ত আয়াতে 
উত্তর য়া হয়েছে তা থেকে প্রশ্নের ধরণ বুঝা যায়। 
৮১, 85০৫1 058528এর অর্থ হতে পারেঃ তোমরা তাদের যে বিবাহ করার আগ্রহ কর । আবার এ 
ত চর রে ছা 


১৪. 
IO 
৬ 
টি 
4 ~B 
ml 
BR) 
ৰ 
A 
= 
a 
a) 
A) 
a 
ie 
্ 
ny 


কি টি ছি 


স্মরণ 
= 


IT 
han Da 


1 Jas ০টি 


জেদ 
টিপি টিটি 


El 
ক 
ই 


রর ৬ La) চা =e ও জজ ১২২২ ১. জ চেনে চা জজ. জ জে জজ জজ আজ জজ. ১ 
2 pe 
রে fe 
5 পর উপর, এত ৰথে LAL | < ৮ 91৫ ন 
Mone EE il ৩৮ 5 ও শট SB & 
টী তার স্বামীর থেকে ভয় করে কোন স্ত্রী যদি এবং সবিশেষ অবহিত সে ব্যাপারে | 
রঃ 22712 LAA GE AL 2/2 রে 24% রর 
HGS Of Lee Fl YS let 31 ২ 
2] দুজনে আপোষ যে তাদের দুজনের কোন দোষ নাই তবে উপেক্ষারা বা দুর্ববহারের 4 
তর করবে উপর ৪ 
শপ 2227 রা পি ৮ ৮০৮ পার্স 
ঘর 02৭0 Sel 5 7৩ ১ ৬ Gx & 
রী লফসগুলোতে বিদ্যমানআছে আর এ ং কোন আপোষ তাদের দুজনের 

Le রত 
রর টু 
সঃ 2) 
৯ 

টু নর 
ঠি e 
মধ আর যে কল্যাণকর কাজ তোমরা করবে তা আল্লাহর অগোচরে থেকে যাবে না। নই 
£4 ১২৮. কোন স্ত্রীলোকের যখন৮২ তার স্বামীর দিক হতে খারা ব্যবহার কিংবা উপেক্ষার আশংকা দেখা দিবে, | 
নে তখন স্বামী-স্ত্রী যদি (অধিকারের কিছু কম-বেশীর ভিত্তিত) পারস্পরিক সন্ধি করে নেয় ৮৩, তবে তাতে কোনই টু 
রি দোষ নেই। সন্ধি সর্বাবস্থায় উত্তম; বস্তুতঃ নফস সংকীর্ণতার দিকে সহজেই ঝুকে পড়ে; ই 
a f 
6 নী 
ৰ ৮২ এখান থেকে লোকেদের প্রশ্নের উত্তর শুরু হয়েছে। প্রশ্ব হচ্ছেঃ একাধিক বিবাহের ক্ষেত্রে ন্যায় বিচারের যে a 
i হুকুম দেয়া হয়েছে তা কিভাবে কার্যকর করা হবে। যদি এক স্ত্রী চির-রুণ্ন হয়, বা স্বামী-স্ত্রীর যৌন সম্পর্ক পট 
= স্থাপনের উপযোগিনী না থাকে তবে সে অবস্থাতেও কি স্বামীর পক্ষে দুজনের প্রতি একই প্রকার অনুরাগ [ 
টি... রাখতেই হবে? একই ভাবে দু'জনকে ভালবাসতে হবে? দৈহিক সম্পর্কের দিক দিয়েও কি সমতা রক্ষা | 
i করতে হবে? সে যদি এরূপ না করতে পারে তবে এটাই কি বিচারের দাবী যে, সে দ্বিতীয় বিবাহ করার জন্য চু 
& প্রথম স্ত্রীকে পরিত্যাগ করবে? তাছাড়া এ প্রশ্নও থেকে যায় যে, যদি প্রথমা স্ত্রী নিজে বিচ্ছিন্ন হতে না চায়, (৫ 
a তবে স্বামী-স্ত্রীর মধ্যে এরূপ সমঝোতা কি হতে পারে যে, যে স্ত্রীর প্রতি স্বামীর আগ্রহ অনুরাগ বর্তমান নেই, টু 
রা সে স্ত্রী কি নিজের কিছু অধিকার ও ন্যায্য দাবী স্বেচ্ছায় ত্যাগ করে স্বামীকে তালাক না দিতে সম্মত করে? | 
2 এরূপ সমঝোতা কি ন্যায় বিচারের পরিপন্থী হবে? নর 
৮৩. অর্থাৎ এরূপ সমঝোতা দ্বারা যদি কোন স্ত্রীলোক তার সেই স্বামীর সংগে থাকে- যার সঙ্গে সে জীবনের এক টু 
রা অংশ যাপন করেছে, তবে সেটাই তালাক বা বিচ্ছিন্নতা থেকে উত্তম ৷ 
টি মং 


iC oC পিসি 


পিত হলেন আল্লাহ নিশ্চয়ইতবে তোমরা তয় কর ও তোমরা ইহসান কর যদি এবং 
য়া ৬৪5 | 


পর শর্ত এবার পপর 2 রে 


তাত ৬০ তা 095 el বি 
মাঝে তোমরাপুণ সমতা করতে তোমরা পারবে টা খুব জুহি তোমরা কাজ কর 


ভি) 2) রে) জে) ও) জু) জা) জা) ভা, ভা) জা) চে) | 


i 0H mn naan nae ne ene 


LA IBALL এ + পর্ণ ১৫৮ 

& 50৩৩ পো ঠে 1৮১৮১ S$ 25 ১১৯৯ ৬৪ 5 

তাকে তোমরা অতঃপর রি একেবারেই তোমরা বুকে পড়ো তবে টা যদিও এবং তে 
(অর্থাৎ অপরকে) রেখো (না) জজ দিকে) না কর স্ত্রীর 


টা 25587 তি 2৬৫ শা পপ ৮৮574 
4b ২৩০ 12255 EES £ ররর 
আল্লাহ নিশ্চয়ই তবে তোমরা ভয় ও ভিজা যদি এবং ঝুলানো অবস্থা যেমন 


১৫ 1704 
৪ ৫৯125 ০৫ 


মেহেরবান ক্ষমাশীল হলেন 


কিন্তু তোমরা যদি ইহসান অবলম্বন কর ও আল্লাহকে ভয় করে চল, তবে নিঃসন্দেহে জেনো, আল্লাহ 
তোমাদের এই কর্ম-নীতি সম্পর্কে নিশ্চয় অবহিত হবেন। 


ial a aC aC iC ace al po a ta na 


জজ জন পর আজে ০ তা ১৯০38১80888 


১২৯. স্ত্রীদের মধ্যে পুরোপুরি সুবিচার ও নিরপেক্ষতা বাজায় রাখা তোমাদের সাধ্যের অতীত। তোমার অন্তর | 
রদ দিয়ে চাইলেও তা করতে সমর্থ হবে না। অতএব (আল্লাহর আইনের উদ্দেশ্য পূর্ণ করার জন্যে এটুকুই যথেষ্ট [8 
শী যে,) একজন স্ত্রীকে একদিকে ঝুলিয়ে রেখে অপর জনের দিকে একেবারে ঝুঁকে পড়বে না৮৪ । তোমরা যদি [ 
নু নিজেদের কাজ-কর্ম সঠিকরূপে সম্পন্ন কর এবং আল্লাহকে ভয় করতে থাক, তবে আল্লাহ তো মার্জনাকারী ও 
হাল হ 
৮৪. এই আয়াত থেকে কোন কোন লোক এই সিদ্ধান্ত গ্রহণ করে বসেছে যে- কোরআন একদিকে ‘আদল’ করার টু 
রর শর্ত সাপেক্ষে বহু বিবাহের অনুমতি দিয়েছে, অপরদিকে আদল রক্ষা করা অসম্ভব ঘোষনা করে সে চু 
£4  অনুমতিকে কার্যতঃ বাতিল করে দিয়েছে। কিন্তু প্রকৃত পক্ষে এই আয়াতে এরূপ সিদ্ধান্ত গ্রহণের কোন টু 
অবকাশই নেই ৷ কুরআনে যদি কেবলমাত্র তোমরা স্ত্রীদের মধ্যে ‘আদল’ রক্ষা করতে পারবে না’ বলে ক্ষান্ত নু 
রত করা হতো, তা হলে এরূপ সিদ্ধান্ত গ্রহণ করার একটি যুক্তি থাকতে পারতো, কিন্তু তারপরই যে বলা [ই 
5 


হয়েছে, ‘সুতরাং এক স্ত্রীর প্রতি সম্পূর্ণ ঝুকে পড়োনা' ৷ আসলে খৃষ্টান ইউরোপের অনুসরণকারী হযরত এই 
আয়াত থেকে এরূপ অর্থ নির্গত করতে চান। 


লা তিনি হিট নি জা জাজ জজ জা জজ জু আপ ক হজ্জ ভাজ জজ... প্র জে জজ আজ হজ জা জা আজ জজ. 


= 
|) 
Ll 
[) 
শর 
8 
a 
e 
রর 
[০] 
৬ 
Cl 
না 
Ll 
[5] 
KC) 
5 
রর 
= 
a“ 
|) 
| 
a 
. 
এ 
EB 
mn 
৪ 
. 
Ll 
Ll 
[] 
Ll 
B 
a“ 
Ll 
ডা 
Ll 
চু 
৬ 
B 
Ll 
Ll 
un 
Ll 
u 
1 
ua 
ড 
রা 
® 
ডি 
Lf 
5 


nl al ne ann mae nen 


ARR Mom nm mC hm A 


ES 5; তত? নর ৪৫ ও 


১৮ নিশ্চয় এবং পৃথিবীতে তে আসমানসমুহের মধ্যে 


সি চিতল নিলি পানিতে 


ক) জা) | 
uu 


EB. 
une 


anna 


DIY 3348 3) 


'ি্ীনের মধ্যে যাকিছু এবং আসমানসমূহের মধে যাকিছু ই তৎ তোমরা না মান যদি এবং 
আছে আছে 


2)। ঘর 


টিটি টিএ টিটি 878:208707757787757775777781 95887 


at ofa 


৪ ৯৫% lL bret ই: 


কর্মাবিধায়ক ওহ যথেষ্ট এবং; যমীনের মধ্যে যা কিছু ও 


১৩০. কিন্তু স্বামী-স্ত্রী যদি পরস্পর হতে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আল্লাহ তার বিপুল শক্তির সাহায্যে 
প্রত্যেককে অপরের মুখাপেক্ষিতা হতে রেহাই দান করবেন। বস্তুতঃ আল্লাহ বিশাল ক্ষমতার মালিক ও বিজ্ঞানী । 
১৩১. আসমান ও যমীনে যা কিছু আছে, তা সবই আল্লাহর! তোমাদের পূর্বে যাদেরকে আমি কিতাব দান 
করেছিলাম তাদেরকেও এই উপদেশ দিয়েছিলাম, আর এখন তোমাদেরকেও এই উপদেশ দিচ্ছি যে, আল্লাহকে : 
ভয় করে কাজ করো; কিন্তু তোমরা যদি তা না মানো তবে মেনো না,- আকাশ ও পৃথিবীর সমস্ত জিনিসেরই থু 

fe 


বু মালিক হচ্ছেন আল্লাহ এবং তিনি কারো মুখাপেক্ষী নন! উপরন্তু সকল প্রকার প্রশংসার তিনিই যোগ্য অধিকারী । be 
£] ১৩২. নিশ্চয় আল্লাহ হচ্ছেন মালিক. যা কিছু আসমানে ও যমীনে আছে সেই সবকিছুরই; আর যাবতীয় কার্য ন 
2] সম্পাদনের জন্যে এক আল্লাহই যথেষ্ট ৷ নদ 
: 


1221 চে 


2 


5 রর 
ETE ০ ৩ ৫) 1553 
: 


চু] ১৩৩. তিনি ইচ্ছে করলেই তোমাদেরকে অপসারিত করে তোমাদের স্থানে অন্য লোককে এনে বসাবেন, তিনি 
শী এর পূর্ণ ক্ষমতার অধিকারী । 

টু ১৩৪. যে ব্যক্তি শুধু দুনিয়ার সওয়াবের সন্ধানী সে যেন জেনে রাখে যে, আল্লাহর নিকট দুনিয়ার সওয়াবও 
£ রয়েছে আর আখেরাতের সওয়াব । আল্লাহ বস্তুতঃই সবকিছু শোনেন ও সবকিছু দেখেন। 

< রুকু-২০ ন 
| ১৩৫.হে ঈমানদাররা, তোমরা ইনসাফের ধারক হও, ও আল্লাহর ওয়াস্তে সাক্ষী হও! তোমাদের এই সুবিচার ও | 
টু] এই সাক্ষর আঘাত তোমাদের নিজেদের উপর কিংবা তোমাদের পিতা-মাতা "ও আত্মীয়দের উপরই পড়ুক না | 
4 কেন, আর পক্ষদ্বয় ধনী কিংবা গরীব যাই হোক না কেন, তাদের সকলের অপেক্ষা আল্লাহর এই অধিকার- অনেক | 
রা বেশী যে, তোমরা তাঁর দিকেই বেশী লক্ষ্য রাখবে । অতএব নিজেদের নফসের খাহেশের (প্রবৃত্তির কামনার) : 
না 8350১১০৮১48 ৯৭ 


2 6 1৮৪১০ ঠা চি ৩১৫ 


তোমরা কাজ করছ দত হলেন আল্লাহ তবুও তোমরা পাশ কাটাও বা তির যা| হয এবং 
নিশ্চয় (TIES) 


AL 250255759৮2 9105 


ঈমান আন ঈমান এনেছে যারা ওহে খুব অবহিত 


BS Ld ৩৫৫ 5 LP 22/ 

58 £ ৬ dsm ৬৮ UJ (5৯১) ls 29৮ 

বে এবং চি উপর অবতীর্ণ করেছেন যো কিতাবের ও জন 
ড় 


5 La পর 55 ঞ / টু ৫ রঃ 
৩ 5 5 40 ৫ (৮০5. ৮৫5 ৩৪ তে GU 5 
ও তাঁরফেরেশতাদেরকে ও আল্লাহকে অস্বীকার করে যে এবং ইতি পূর্বে ৪5 
7 2 
91 Wb SS ০ ৩৫১) ১৯৯ 22 3 


di 
টি সেপথড্রষ্ট হয়েছে তবে এলি দিনকে 
৮৮৪ নিশ্চয়ই 


তোমরা যদি মন-রাখা কথা বল কিংবা সত্যবাদিতা হতে দূরে সরে থাক তবে জেনে রাখ, তোমরা যা কিছু কর 
আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবহিত ৷ 

১৩৬. হে ঈমানদাররা, ঈমান আন আল্লাহর প্রতি, তাঁর রসূলে প্রতি এবং এই কিতাবের প্রতি যা আল্লাহ তার 
রসূলের প্রতি নাযিল করেছেন৮৫ । সেই কিতাবের প্রতিও ঈমান আন, যা আল্লাহতা'আলা এর পূর্বে নাযিল 
করেছেন। বস্তুতঃ যে ব্যক্তি আল্লাহ, তাঁর ফিরেশতা, তার কিতাবসমূহ, তাঁর রসূলগণ ও পরকালের প্রতি কুফরী 


করল৮৬ সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে চলে গেল । 


টু 
৫ 
তা 


৮৫,. ঈমানদার লোকদের আবার বলা “তোমরা ঈমান আনো' বাহ্য দৃষ্টিতে আশ্চর্যের ব্যাপার মনে হয়। কিন্তু 
প্রকৃত পক্ষে এখানে 'ঈমান' শব্দটি দুটি পৃথক অর্থে ব্যবহৃত হয়েছে। ঈমান আনার অর্থ হচ্ছেঃ মানুষ 
‘অস্বীকার করার' পরিবর্তে স্বীকার ও গ্রহণ করার পথ অবলম্বন করবে, অমান্যকারীদের থেকে পৃথক হয়ে 
মান্যকারীদের অর্তুক্ত হবে । আর এর দ্বিতীয় অর্থ হচ্ছে- মানুষ যে জিনিসকে মানে তাকে আন্তরিকতার 
সংগে মানে, পূর্ণ গন্ভীরতা ও অকপট নিষ্ঠার সংগে মানে। প্রথম অর্থের দিক দিয়ে যে সমস্ত মুসলমান 
মান্যকারীদের মধ্যে গন্য হয়েছিল, তাদের প্রতি এই আয়াতে সম্বোধন করে দাবী করা হচ্ছে যে- তোমরা 
দ্বিতীয় অর্থের দিক দিয়েও খাটি মুমিন হয়ে যাও ৷ 
৮৬. কুফুরী করারও দুটি অর্থ আছে। প্রথম সুস্পষ্টভাবে অস্বীকার করা; দ্বিতীয়- মুখে তো মান্য করে, কিন্তু অন্তর 
দিয়ে মান্য করেনা, কিংবা নিজের কার্য ও গতিধারা দ্বারা প্রমাণিত করে যে, সে যাকে স্বীকার ও মান্য করার 
মৌখিক দাবী করে, বত্তৃত তাকে মান্য করে না। 


(5 Sal als nd ০৮ 


an 2 


ER} 


NC TR SC SAF PP SL TP RE FT PRR PRR PPR EO FER CPR PDR PEP PRP PR RPP Ao সসসদ্গগগ 


J OD 


টিন 


ঈমান এনেছ আবার হি is এরপর ঈমানএনেছে যার! 


~ 25৯ 29) SE IHS W333 


তাদেরকে মাফ করবেন আল্লাহ নি) না কুফুরী তারা বৃদ্ধি করেছে at 


Re 


LAR NRL as 


১6 6 ৪2৬) 


সু নংবাদ দাও (সঠিক)পথের . তাদের হেদায়াত না এবং 


পে) জা) আঃ) জা) জি) 0) জং 


হত জে জং TTT] TTT 1 y ভস্তাতত্ত 
Cae awn ae an aaa naan ea 


দিবেন 
A AL লী 2 15214 
৩১৬৯৪ CA ৩ ৬০ Fs 

গ্রহণ করে যারা মর্মস্্দ শাস্তি 


A EAA 245 222 


()৯৯০) ১৩৮ ১১১, ৩৫ 


রর 
সঃ 
এ 
মু 
তর 
A] 
পর 
রর 
এ. 
A 
লা 
= 
a) 
el 
a 
2 
a] 
a 
রর 
রি 
| 
iS 
2 
El 
| 
a) 
3 
2) 
সি 
রে 
চর 
হা 
জি] 
BL 
oll 
mL. 
১৯ 
ঠা 
রা 
জা 
০৪ 
রি 
খে ০ নি 
টপ 
Ly 
নি] 
EL. 
El 
a 
০ 
চি 
1 
mn. 
i) 
Lh 
0 
A 
Ml 


TT 
ঠি জে) পা 


9 


rT 
চি 


রঃ ৫ SR 


AR 


[Ls LA) 
৫157 af a nas 


TY 
ys 


আজ আল n ene 


১৩৭. আর যারা ঈমান আনল, তারপরে কুফরী করল, তারপর ঈমান আনল ও আবার কুফরী করল, উপরন্তু সেই 
কুফরীতেই সে সামনে অগ্রসর হল তবে আল্লাহ তাদেরকে কখনো মাফ করবেন না, আর কখনই তাদেরকে সত্য 
পথের সন্ধান দিবেন না । 

] ১৩৮-১৩৯.যে সব মুনাফিক ঈমানদার লোকদের বাদ দিয়ে কাফের লোকদেরকে নিজেদের বন্ধু ও সংগীরূপে 
ধর গ্রহণ করে তাদেরকে এই “সুসংবাদ শুনিয়ে দাও যে, তাদের জন্যে যন্ত্রণা দায়ক শাস্তি নির্দিষ্ট রয়েছে। এরা কি 
শু সম্মান লাভের সন্ধানে তাদের নিকট যায়? অথচ সম্মান তো সমস্তই একমাত্র আল্লাহর জন্য । 

রণ ১৪০. আল্লাহ এই কিতাবে তোমাদেরকে পূর্বেই এই হুকুম দিয়েছেন যে, তোমরা যেখানেই আল্লাহর আয়াতের 
ট Bnd BL iss il le Mid ant SLB 


an 


Penn eed 


ht a au a of সিন 


মিশে ভু. হও. জজ জ্র ভ্ আপ্র- প্র জজ জজ 
aR REA mE নিশি নিলি ais আজ জং গং জং জে এ জে আং জে. 


ED পালা 


(৬ ha ai 
যতক্ষণ না তাদের সাথে 


25? 2 


৮৪ 10 5৮৩ EUS 


2 ৰ A 
তাদের মত তখন Pd রা ৮ ত ছাড়া (অন্য) কথার 


(হয়ে যাবে) 
Ll 


dA AEN Hee 


, © জা ভা জা) 8 au, 17 রি 
আআ আআ প্রা ও) জ। আআ জা আজ) ছা? জে হও জা রো 


প্র) জা) হা, ভা জে) 


ann. 
TTT TTT 
। আ। রা) 


ঙ 
a 
৪ 
a 
থা! 
ভৰ, 
8 
Lat 
১৪ 
©, 
I 
Lal 
L) 
at 
Lal 
গর 
পর. 
জা, 
= 


2 EE Ld 


১৪ পে ১ 


iy LY 


2 ০১০ 


আট আআ তা শর্ট শা 


a 
ভি জ্। জি, জা? ও, ভি জি জে) ভি, জি 
(Pa রো রেসি তাল হল রসি রসি রান রাজি শি পল তে? 


আও প্র। 21) জে, ও) জা, ভা, আজ) আআ 29) 2, 2 
আআ.) 2) আ। জা) জা? জা. 
EEN 


পিচ? 


সেখানে তোমরা আদৌ বসবে না- যতক্ষণ না তারা অন্য কোন কথায় লিপ্ত হয়। তোমরা যদি তাই কর, তবে 
তোমরাও তাদেরই মত হবে। নিশ্চয়ই জেনো আল্লাহ মুনাফিক ও কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন। 
১৪১. এই মুনাফিকগণ তোমাদের ব্যাপারে এই অপেক্ষায় রয়েছে যে, শেষ পর্যন্ত পরিণতি কি দাড়ায়! আল্লাহর 
তরফ হতে তোমাদের জয় সূচিত হলে তারা এসে বলবেঃ আমরাও কি তোমাদের সংগে ছিলাম না? পক্ষান্তরে 
কাফেরদের পাল্লা ভারী হলে তাদেরকে বলবেঃ আমরা কি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারতাম না? তা 
সত্তেও আমরা তোমাদেরকে মুসলমানদের হতে রক্ষা করেছি। বস্তুতঃ আল্লাহই তোমাদের ও তাদের পারস্পরিক ' 
ব্যাপারের ফয়সালা কিয়ামতের দিন করবেন। 


1! জা আপ আআ জং 


Ena. রন 
পিসি সহ A পপির 


Ls 8B, Em 


mame 
ENE 


টৈগ55528-6-525-725---৯৮%-, 


হর্স AE rE HE ED Cn ES Gr PED AE FED ED PE eR EE En SEEN HEL SE SEDI BED HS (Een HE HED ESE DE (ED FED GET (ED BEL ERED, U2, SED, SED BED, SEE, SED ED ED SEE ER OE 


GL BE 19] 3423 2 


জন্যে তারা উঠে যখন এবং তাদেরকে ধোকায় তিনি 


naan nee enn লি রনি জলে রস 


অতঃপর আল্লাহ ক যাকে এবং 
কক্ষণ না 
PALME 


{ আর এই (ফয়সালায়) মুসলমানদের উপর কাফেরদের জয়লাভ 


করার কোন পথই আল্লাহ অবশিষ্ট রাখেন নি। 


£1 কুকু-২১ 
১৪২. এই মুনাফিকগণ আল্লাহ্‌র সাথে ধোকাবাজী করছে, অথচ প্রকৃতপক্ষে আল্লাহতা'আলাই তাদেরকে ধোকায় 


| ফেলেছেন । এরা যখন নামায পড়ার জন্যে উঠে তখন অনিচ্ছা ও শৈথিলের সাথে শুধু লোক দেখানোর জন্যে করে 
ঃ এবং আল্লাহকে তারা কমই স্বরণ করে। 
১৪৩. হা MN SEIS ie না পুরোপুরি এদিকে না পুরোপুরি ওদিকে | 


i 


টু ৮৭. চিরে হিলারির রান 
ie বাতিলের প্রতি অনুরাগী দেখে আল্লাহতা'আলাও তাকে সেই দিকে মুখ ফিরিয়ে দিয়েছেন যে দিকে সে নিজে 
নং মুখ ফেরানোর কামনা করেছিল; এবং যার ভ্রান্তি ও ভ্রষ্টতার প্রতি আগ্রহের কারণে আল্লাহ তার প্রতি 


হেদায়াতের (সঠিক পথ প্রা) দরওয়াজা বন্ধ করে দিয়ে মাত্র িত্ন্তির রাস্তা উদ করে দিয়েছেন । 
এরূপ ব্যক্তিকে সত্য সঠিক-পথ দেখানো বাস্তবিক কোন মানুষের সাধ্যের বাইিরে। 


Pinon nm men ones ns moan an uemen mene নম _স্রা-জ-জ জমজ জজ. জা জারজ মা. 


ly 0m, 1B ১) জ। রা) জা) জা) Nn AEA, A, ad. nA, জে js টি) হো, জা) DS , Bs RE, sm : BiB, mt, টি। জ। জা) তা) EL 
পিত, SN NVI জিতে HD TB EDN ET RE EAR AA সূ 


সূরা আনৃ-নিসা-৩ ৮৭ 


LC HC DC MHC DP RC 


| 
ঃ 
ন) 


EN MSE রা 224 (23. 
92১৯০) 1১ ০৬৯৯) ৯) 1৮০| ০০৬১ 
কাফেরদেরকে তোমরা গ্রহণ করো না ঈমান এনেছ যারা 
০৮৫ রর লী 2 রাতে পি 25 5 
৩ ০১৬৯ ১০৮৬৮) 02> ৬ 
যে তোমর! চাও কি মু’মিনদের 
৫ SED ME CE + 
নিশ্চয়ই সুস্পষ্ট. দলিল প্রমাণ তোমাদের আল্লাহরকাছে 


বিরুদ্ধে 
5৮ ৫ { 5৫ 7 
ডি ১ 52৩ ৪ ০০৮১ DON ৩ ৬৪৬০ 


ছি 
or ৬৬ 


#2 


০ এবং জাহান্নামের নিশ্নতম স্তরের (থাকবে) মুনাফিকরা 
S24 2 ৮০৯ ৫ 11222 হর 2 
| ৯৯০৮০) 5 1525 x NJ গে 1১০০ ৩ 
সংশোধন করে ও তওবা করে যারা তবে কোন সাহায্যকারী তাদের তুমি পাবে 
ড় J 1 A3s/ H is BE / 
Au Be 32/23 EX AE) w » 

5 || * ~~ গু ঞ ০০০ ৬৯ | 
sb ৫9, (৪53 1৮৯৯] 5 এ ও 1৯০০৮া 5 


এসব লোক সেক্ষেত্রে আল্লাহরই তাদের দ্বীনকে একনিষ্ঠ ভাবে ও আল্লাহর দৃঢ়ভাবে ধারণ করে ও 
জন্যে ্রৈজ্ছুকে) 


পর ৩ 22 24 22 LAE TAA পাও 392 7 
৬ এ ৬৬ Ld EA . F 
মু'মিনদেরকে আল্লাহ দেবেন শীঘই ও মুমিনদের 
৮51৮ 
রর 


১৪৪. হে ঈমানদারা! ঈমানদার লোকদেরকে ত্যাগ করে কাফেরদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করোনা । 


তোমরা কি আল্লাহর হাতে নিজেদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল তুলে দিতে চাও? 


১৪৫. নিশ্চয় জেনো, মুনাফিকগণ জাহান্নামের সর্বনিন্ স্তরে অবস্থান করবে, আর তুমি তাদের সাহায্যকারী 


হিসেবে কাউকে পাবে না। 
১৪৬. তবে তাদের মধ্য হতে যারা তওবা করবে ও নিজেদের কার্যাবলী ও কর্মনীতির সংশোধন 


করে নিবে ও 


আল্লাহর রজ্জু শক্ত করে ধারণ করবে এবং একমাত্র আল্লাহর জন্যেই নিজেদের দ্বীনকে খালেস করে নিবে এই 


ধরনের লোক মু'মিনদের সংগী হবে, আল্লাহ মুমিনদেরকে অবশ্যই বিরাট পুরস্কার দান করবেন। 


চি পচ নিসজগট্চদ্হগ্যতদ্তন্তস্তদ্রসাদ্রতহদরহ্রন্হমস্দা 


সরলার 


৮০০০০০০০২০০ 


TTT 
U2 শি 


জা আআ) TY 
প্রঃ আও রা 


টু 
প্রা 


smd, Bs 
(, ভা জে? জো 


সা 
/ ০০ 


\ প্র) Lo ৭) 


আপা ee 


[5 


1) 5 


ভা, জা জা ভা) হে, ও, UME EN, জ। জজ, ভা? ORG, ভা? জা তাং? জা, 


রা বা TET TOE TOOT জা স্পা ছা 
aE. ॥ RRL MLR ADH, ১ 


চেল 


চুদ ১৪৭. আল্লাহর কি লাভ তোমাদেরকে শুধু শুধু শাস্তিদান করে যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হয়ে থাকএবং ঈমানের 
হণ নীতি অনুসরণ করে চলতে থাক? বস্তুতঃ আল্লাহ বড়ই কাজের মূল্য দানকারী৮৮ ও সকলের অবস্থা সম্পর্কে পূর্ণ 
2] জ্ঞানী ৷ 
১৪৮. মানুষ খারাব কথা বলুক তা আল্লাহতা'আলা পছন্দ করেন না। কারো উপর যুলম করা হয়ে থাকলে অন্য 
কথা৮৯। আল্লাহ সব কিছুই শুনেন এবং সব কিছুই জানেন। (অত্যাচারিত হলে যদিও তোমাদের খারাব কথা 
বলার অধিকার আছে৷) 
১৪৯. কিন্তু তোমরা যদি প্রকাশ্যে ও গোপনে কেবল তাল কাজই করে যাও, অন্ততঃ খারাব কাজ পরিত্যাগ কর, 
তাহলে আল্লাহর গুণ-পরিচয়ও এই যে, তিনি বড় ক্ষমাশীল, অথচ শাস্তি দেয়ার পূর্ণ ক্ষমতাই তিনি রাখেন। 


a) 
a = 
a“) 
এ 
RS 
Co 
A. 
চন 
০, 
ml 
এই, 
ভা. 
A) 
জু. 
Fa 
৪ 
হি 
ll সি 
চা 
= 
নে 
a 
a) 
Le 
নি 
RS 
al 


৮৮. 'শোকর' যখন বান্দার পক্ষ থেকে হয় তখন তার অর্থ কৃতজ্ঞতা, এবং যখন আল্লাহতা'আলার পক্ষ থেকে হয় | 
রি তখন তার অর্থ হয়ঃ কদরদানি অর্থাৎ কাজের স্বীকৃতি এবং মুল্য ও মর্যাদা দান৷ টুথ 
শর ৮৯. ১১19১1০০১৯০ টি 


ib PACA SAE DAA TDD 2) 
4) Ox BA ol 2 


তার! চায় 


AD 


৩৮৩৮ এ 


৮৩১) € EE 
৩৩। WS) st 


al ০৮ £ 


আল্লাহ হলেন এবং 


বে ১৫০. যারা আল্লাহ ও তার নবী-রসূলদের অমান্য করে এবং চায় যে, আল্লাহ এবং তার নবী-রসূলদের মধ্যে 
ন পার্থক্য করবে, আর বলেঃ আমরা কাউকে মানব, আর কাউকে মানবনা, এবং কুফরী ও ঈমানের মাঝে একটি 
2] পথ বের করবার ইচ্ছা পোষণ করে৷ 

নি ১৫১. তারা পাক্কা কাফের, এই কাফেরদের জন্যে আমরা এমন শাস্তি নির্দিষ্ট করে রেখেছি যা তাদেরকে লাঞ্চিত 
লু] ও লজ্জিত করবে। 

পটু ১৫২. অপর দিকে যারা আল্লাহ ও তার সকল নবী-রসূলগণকে মানে এবং তাদের মধ্যে কোন পার্থক্য করে না 
পি তাদেরকে আমরা অবশ্যই তাদের পুরষ্কার দান করব । বস্তুতঃ আল্লাহ্‌ বড়ই ক্ষমাশীল ও অনুখহকারী । 


রা বাছুরকে তারা গ্রহণ করেছিল এরপর আদর জর বহ্রপাতে 
al 9 
91৬ Pd a 


১৮ 1,44 | 

=“); ৬প ১১ ৬০৯৭ 

আমরা দিয়েছিলাম এবং এটা হতে ১১৮৮৪ সুশ্পষ্টপ্রমাণ 
মাফ করে গুলো 


রী এসেছিল 
121 ৮৫ 42 ১ (৬১০ 2 €১ ৩১১০ টা (৬৬ ইতি 


০০ 


০ ৫ 
তুর পাহাড় ভি ০০৮৫৬ ও ত প্রমাণ 
224 9 রর 2, 
Le 3 ১10 রর 2 2) ৮০১ ভি 2 
বলোইলাম ৭ বলেছিলাম 


২২ 
১ এই আহলি-কিতাবের লোকেরা যদি আজ তোমার নিকট এই দাবী করে যে, তুমি আসমান হতে কোন 


লিখিত দলীল তাদের প্রতি নাযিল করাবে তবে এ হতেও অনেক বড় বড় দাবী ইতিপূর্বে তারা মূসা নবীর নিকট 
পেশ করেছে। তার নিকট তারা এতদূর দাবী করেছিল যে, আমাদেরকে প্রকাশ্য ভাবে আল্লাহকে দেখাও । আর 
আল্লাহদ্বোহিতার দরুণ সহসাই তাদের উপর বিদ্যুৎ ভেঙ্গে পড়েছিল । তার পর তারা বাছুরকে নিজেদের মাবুদ 
ধু বানিয়ে নিয়েছিল, অথচ তারা স্পষ্ট নিদর্শনসমূহ দেখতে পেয়েছিল । এ সত্ত্বেও আমরা তাদের প্রতি ক্ষমা প্রদর্শন 
টি করেছি। আমরা মূসাকে সুস্পষ্ট অকাট্য ফরমান দান করেছি। 

১৫৪. এবং এই লোকগুলোর উপর ‘তুর’ পাহাড় উঠিয়ে ধরে তাদের নিকট হতে এই ফরমান মেনে চলার 
প্রতিশ্রুতি গ্রহণ করেছি। আমরা তাদেরকে আদেশ করলাম যে, দ্বারপথে সিজদায় নত অবস্থায় প্রবেশ কর৯০। 
: তলা Ee 


Lael B GAHRAN 
aaa ae aan ann an আজ ও উজ ভজন নি আল nee 


a, নি 
Palen a দতস mr 


সি রনি কল 


7 আনি নিল রর ও জজ রা 


8) জে 8 এ) জা) জা ছা 
ON রন জানিস তল 


LF EE 3০৩৩ 


ক 


অঙ্গীকার তাদের থেকে আমর] নিয়ে ও শনিবারের (ৰিধিনিবেধ) সীমা লংঘন না ছু 


টি তত 
৫৬ ; 73 2) “4 ৫ oles 


তাদের ৫৬৫ তালে তে অতঃপর সুদৃঢ় Ee 
কারণে i 


শি 


১ জা) হা) আ। আ। জ। জা ভা) উ, ভে) জা আ। চা গা চা 
সা তি 
চি 


জা ne জা জা আর 


টি, পি 
১4 


ও আল্লাহর 


I KL এজ ছি) জি আত জে) ছা.) es ne. se, [শা 
EB.) হন 5 Ln UE... হা, জা ভা) ভা। ডা, ভি, Ee, 


এ 22 


১ 


কুফর্ধীর কারণে ভার উপর আল্লাহ টক বরং আচ্ছাদিত 
তারা আতিশ্ত হয়) £ a 


0 2 স্পা 5) 


কুফরীর কারণে এবং অল্পসংখ্যক তৰে 


৬ 


(যা ছিল) 
অপবাদ 


আ। জা জা) জং জং জং আহ) জা) হা, আও ভা) জং জং জা জং 
I Sk Se UB J ST = Kk 
ঢ় Rn 
ade রসে রত 


শে 
আআ. রঃ 


জা জা জা Eh জজ 


id 


সিবত-শনিবারের-আইন ভংগ করোনা, এই সম্পর্কেও তাদের নিকট হতে পাকা প্রতিশ্রুতি নিয়েছিলাম । 


১৫৫. তিনি শেষ পর্যন্ত তাদের ওয়াদা ভংগের কারণে এবং এই কারণে যে তারা আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা 
বলেছে, নবী-রসূলগণকে অকারণ হত্য করেছে এবং এতদূর বলেছে যে, আমাদের দিল আবরণের মধ্যে ' 
সুরক্ষিত৯১ । অথচ প্রকৃতপক্ষে তাদের অন্যায় নীতির কারণে আল্লাহ তাদের দিলের উপর ‘মোহর’ লাগিয়ে 
দিয়েছেন ; আর এ কারণেই তারা খুব কমই ঈমান আনে । 

৯৫৬ অতঃপর তারা কুফরীতে এতদূর এগিয়ে গেল যে মরিয়ামের উপর কঠিন মিথ্য দোষারোপ করল। 


এ আআ), 2 


সি আআ) আআ 


৯১. অর্থাৎ তুমি যাই বলনা কেন আমার অস্তকরণে তার কোনই প্রভাব পড়বে না। 


8,80: ডি জং 8) নন TTT sm) জা, TIT TOT ET 
ES TS BT RH AEC TE A BAER EEE 


সর ও ee, ae দা আর ss a, কা 


রদ 


fl পি EE 


BLDC TRC OB উহা) ও, জা) জে) হা, ভি জা) জা, 


এ 
"TN 


হস্ত জজ জজ জজ আ জাজ 2. ড-8.- জজ আজ জজ জজ হজ. আজ জজ জজ 8 জজ জজ 


বর টু 


Paar nn আস 


শপ বানান 


॥ জে 


PAS “2 


FAS 53 ৫) 


৮ ৯) kk ৫ ও 


রঃ যে 
Hs 4251 2) 229 026) ৬০৪ 52৩5 


প্র তার দিকে আল্লাহ্‌ তাকে উঠিয়ে নেন বরং নিঃসন্দেহে তাকে তারা হত্যা না এবং অনুমানের Ee: =" 


১৫৭. তারা নিজেরাই বললঃ আমরা মরিয়ম পুত্র মসীহ-ঈসা, আল্লাহর রসূলকে হত্যা করেছি৯২- অথচ 
প্রকৃতপক্ষে না তারা তাঁকে হত্যা করেছে, না শুলে বসিয়েছে; বরং গোটা ব্যাপারটাই তাদের নিকট গোলক 
ধাধায় পরিণত করে দেয়া হয়েছে ৯৩। আর যারা এই বিষয়ে মতভেদ করছে, তারাও মূলত সন্দেহে পড়ে গেছে। [ 
তাদের নিকট এই বিষয়ে কোন জ্ঞানই নেই, আছে শুধু অমূলক ধারণার অন্ধ অনুসরণ; নিশ্চয়ই তারা মসীহকে 
হত্যা করে নি, 

১৫৮. বরং আল্লাহ তাকে নিজের নিকটে উঠিয়ে নিয়েছেন । 


শখ ৯২. অর্থাৎ তাদের অপরাধমূলক দুঃসাহস এতদূর পর্যন্ত বেড়ে গিয়েছিল যে, রসূলকে রসূল বলে চিনতে ও 

জানতে পেরেও তাকে হত্যা করার উদ্যোগ গ্রহণ করেছিল এবং গর্ব ভরে বলতো, ‘আমরা আল্লাহর রসূলকে 
হত্যা করেছি'। এই প্রসঙ্গে এই টীকার সঙ্গে যদি সূরা মরিয়মের ২য় রুকু পাঠ করা যায়, তবে জানতে পারা 
যাবে যে, বনী-ইসরাঈল হযরত ঈসাকে (আঃ) বস্তুত রসূল বলে জানতো । কিন্তু তা সত্ত্বেও তারা তাদের চু 
ধারণায় তাকে শূল বিদ্ধ করেছে। 
এ আয়াত পরিষ্কার ভাবে ব্যক্ত করে যে, হযরত মসিহ (আঃ)-কে শূলে চড়াবার আগেই তাকে উঠিয়ে নেয়া | 
হয়েছিল; এবং খৃষ্টান ও ইয়াহুদীদের এ ধারণা যে তিনি শুলের উপর প্রাণ ত্যাগ করেছেন নিছক পু 
বিভ্রান্তিজনিত। ইয়াহুদীরা হযরত মসিহকে (আঃ) শূলের উপর চড়াবার কোন এক সময় আল্লাহতা'আলা চু 
তাকে উঠিয়ে নিয়েছিলেন। এরপর ইয়াহুদীরা যে ব্যক্তিকে শুলের উপর চড়িয়েছিল সে ছিল অন্য কোন চু 
লোক; 899৬৯১:5038815543419450815535850558055528 te 


ছ. 
৪ 
চা 
এজ, 
@- 
এজ 
চা 
এ 
জি 
নি 
জন 
Ro 
শি 
দি 
চি 

hl 
a. 
সা 
চা 
লা 
হন 
এ 
চান 
সী, 
nl 

ml 
al 
A 
| 
- 
a 
= 
এ] 
জ 
টি 
জু... 
শা 
চি 
সা, 
চি 
= 


PF TET TH ত মি 


শি a, ESE 


& ৫) eo 2 201 ৫. নু 
ং প্রজ্ঞাময় পরাক্রমশালী আল্লাহ হলেন এবং টি 


পি 


(১৩৫ 3) Sl 


Pd 
তাদের বাধা দানের এবং তাদের বৈধ করা হয়েছিল পাবত্বন্ুগুলোকেও তাদের উপর আমরা নিষিদ্ধ 
কারণেও জন্যে 3 (যা) 


করেছিলাম 
EI 8 OH dl ১:৯০ 


তাদের গ্রহণের ও এবং অনেককে আল্লাহর 


(কারণে 


bt sl 0122 ৪ 22৮. নর 


(এ কঠোরতাদিয়েছিলাম) নাহ টির ভে. ভাতে 
শী বস্তুতঃ আল্লাহ বিরাট শক্তি সম্পন্ন ও বিজ্ঞানী। 
ই] ১৫৯. আহলি-কিতাবের মধ্যে এমন কেউ হবেনা যে তার মৃত্যুর পূর্বে তার প্রতি ঈমান আনবেনা৯৪ ৷ এবং 
ট] কিয়ামতের দিন সে তাদের সম্পর্কে সাক্ষ্য দান করবে। 
নি ১৬০-১৬১. মোট কথা এই ইয়াহুদী নীতি অবলম্বনকারী লোকের এই যুলুম-মূলক কাজের কারণে এবং এই প্র 
নু কারণে যে, এরা আল্লাহর পথ হতে লোকদেরকে বিরত রাখে এবং সুদ গ্রহণ করে- যা হতে তাদেরকে নিষেধ 
্ করা হয়েছিল- ও লোকদের অর্থ-সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আমরা এমন অনেক পাক জিনিসই তাদের প্রতি 
শ্রী হারাম করে দিয়েছে, যা পূর্বে তাদের জন্যে হালাল ছিল৯৫। 


এই বাক্যাংশের দুই প্রকার অর্থ করা হয়েছে। ভাষার প্রতি লক্ষ্য করলে এই দুই প্রকার অর্থের সমভাবে | 
অবকাশ রয়েছে; একটি অর্থ তো এ-খানে অনুবাদে গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় অর্থ হচ্ছে - আহলি-কিতাব | 
গ্রস্থধারীদের মধ্যে থেকেই এরূপ নেই, যে না নিজের মৃত্যুর পূর্বে মসিহ (আঃ)-এর উপর ঈমান আনে । চি 
সুরা আনআমের ১৪৬ নং আয়াতে যে বিষয় পরে উল্লেখিত হবে, সম্ভবত সেই বিষয়ের প্রতি এখানে ইংগিত টু 
করা হয়েছে। অর্থাৎ যে সব জন্তুর নখর আছে তা সবই বনী-ইসরাঈলের প্রতি হারাম করে দেয়া হয়েছে। নু 
গরু ও ছাগলের চর্বিও তাদের প্রতি হারাম করা হয়েছে। তাছাড়া ইয়াহুদীদের ফিকাহ শাস্ত্রে যে সব | 
বিধিনিষেধ আছে সম্ভবত সেদিকেও ইংগিত করা হয়েছে। কোন গোষ্ঠীর জন্য জীবন-পরিধি সংকীর্ণ করে টু 
দেয়া বস্তুতঃ তাদের প্রতি এক শাস্তিস্বরপ। নর 


হজ, পো জজ জজ) + 
আআ রি পর পর সি আআ ১ জা 


CBC ON BOUIN 


জা শর 


ছা) জা) 
AE 


এ 


রা, 
Cg 
IB) 
এ 
তি 
লি 
র্‌ 
ll) 
জা 
জা 
না 
ঢু 
শর 
LA 


০ 


পি টি পা পনি আজি জি পি 


2০০৩ os ৪০ রা ৫ 2 SE 


আন কিন্তু শাস্তি তাদেরমধ্যকার কাফেরদের জন্যে উ ও চু 


052 0 CF ০১৮৭ 5৪ সা ও 


5 ঈমান আনে ও তাদেরমধ্যকার 


2) (280 $ ৪ 505 ডি 5 এর 


নামাজ (তারা) প্রতিষ্ঠাকারীরা এবং তোমার পূর্বে lo যা এবং তোমার প্রতি 


2৮01 £ “ly 02১52 65) 058৫] £ 


ও দি (তারা) ও ঠা ও 
১. ঈমানদার 


6১০১1 রি 69৫2 - 521 ৮ A, ১১৯ 


৮৬ A 
(হে) বিরাট প্রতিফল তাদের দেব আমর! দানি আখেরাতের 
পাঠিয়েছি আমরা নিশ্চয় 


Gh 575 0১৬৫ YY ৪ 
নবীদের ও 


টি 
নূহের প্রতি আমরা ওহী যেমন তোমার প্রতি 
পাঠিয়েছি 


পি এবং তাদের মধ্যে যারা কাফের তাদের জন্যে আমরা কষ্টদায়ক আযাব নির্দিষ্ট রেখেছি। 


১৬২. কিন্তু তাদের মধ্যে যাদের দৃঢ় ইলম রয়েছে, ও যারা ঈমানদার তারা সকলে সেই জ্ঞানের প্রতি ঈমান আনে চু 
যা তোমার প্রতি নাযিল করা হয়েছে আর যা তোমার পূর্বে নাযিল করা হয়েছিল। এরূপ ঈমানদার রীতিমত রি 
নামায ও যাকাত আদায়কারী, এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী লোকদেরকে আমি অবশ্যই বিরাট ‘5 
প্রতিফল দান করব। 


| চর দিলে যর রে (212 2 রব রর আয: 
মি ০৯, 5 ৮৮১2 0৬৯ 2 29, টি এ 
র্‌ ইয়াকুবের ও ইসহাকের ও ইসমাঈলের ও ইবরাহীমের প্রতি রি ও “5 
2 2322 | রা iC তত ত টি 2 ৮ 2 : 
1 ০১১১ 2 (১৯, 2 পে EE 2 BADE 
=’ হারুনের ও ইউনুসের ও আইয়ুবের ও ঈসার ও (তার) বংশধরদের ও চি 
ত্র ৩১ ০০ 5 lens 2219 1 £ eC 2 Es 
ন] নিশ্যয়ই (এসব) এবং যবুর দাউদকে আমরা দিয়েছি এবং হা 
EB] ১০১০ এর As ৫ জি 5 ৫৫221) 274 Ee 
লা (7০০০ রঃ ৯) 2 ES ৩৪ ৮৩ : 
2] তাদের আমরা বর্ণনা না (এমন সব) এবং ইতি তোমার নিকট হম 
পঃ করেছি  রসূলও(ছিলেন) ড় f ৪৮ ২ 
5 2° | ০০ 2 ৫ ৮ পো পেতে এ 
ঠি ০০ ৪৬১2 (5৮৮০ এত রর 2 ৮৬৬ Ee 
দর) ৮ মুসার (সাথে) আল্লাহ কথা বলেছেন এবং তোমার কাছে pe 
Ne |] Re 
১ ৬ . পতি 2 লতা ভুলের হি 
প্র এ ৬৬ 9৫) 002৫ %% ৩2০৬৮ 2 Ay ই 
৪] আল্লাহর বিরুদ্ধে লোকদের জন্যে থাকে না যেন ৪০০ ও সুসংবাদ দাতা Pe 
মী ( হু 
রা M22 দূ A By Ne 2 A ৫2 Bal 
OS 12) 251 OF 2 ১০১১) ৩০৭ এপি 
রর মম. পরাক্রমশালী আল্লাহ হলেন এবং  রসুলদের পরে কোন যুক্তি 5 
$২ (আগমনের “5 
রি আমি ইবরাহীম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইয়াকুব-বংশধর, ঈসা, আইয়ুব, ইউনুস, হারণ ও 
নু সোলাইমানের প্রতি অহী পাঠিয়েছি। আমি দাউদকে যবুর দিয়েছি। হা 


১৬৪. আমি সেই রসূলগণের প্রতিও অহী পাঠিয়েছি, যার সম্পর্কে তোমার নিকট পূর্বে বর্ণনা দান করেছি. এবং 
সেই রসূলদের প্রতিও অহী অবতীর্ণ করেছি যাদের সম্পর্কে তোমার নিকট উল্লেখ করিনি । আমি মুসার সাথে কথা 
বলেছি যেমন করে কথা বলা হয়ে থাকে। 

১৬৫. এসব রসূলই সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী রূপে প্রেরিত হয়েছিলেন যেন তাদেরকে পাঠাবার পর 
লোকদের আল্লাহর বিরূদ্ধে কোন যুক্তি না থাকে৯৬ ৷ আর আল্লাহ তো সর্বাবস্থায় জয়ী । 


৯৬. অর্থাৎ এই সমস্ত পয়গম্বর পাঠানোর একটিই উদ্দেশ্যে ছিল, তা হচ্ছে- আল্লাহতা,আলা মানব জাতির প্রতি 
পূর্ণ যুক্তি সহকারে সত্য প্রদর্শন দ্বারা তাদেরকে সতর্ক করে তাদের প্রতি নিজ দায়িতৃ পূর্ণ করতে [ 
চেয়েছিলেন, যেন শেষ বিচারের সময় কোন পথভ্রষ্ট অপরাধী আল্লাহতা'আলার সামনে এই ওযর পেশ রী 
করতে না পারে যে, -আমি অজ্ঞাত ছিলাম, এবং প্রকৃত সত্যাবস্তা আমাকে জ্ঞাত করানোর জন্য আপনি [ই 
কোন ব্যবস্থা করেননি' Co u.nuin.nnnnnnas-s.nu.n.n.s-sin sn en aen nwa ns anism) ২ 


পয RR, am nen 
Ea nea nan nw ena nn 


| পা পারছ 


তাঁরা জ্ঞানেরভিত্তিতে তাতিনি নাযিল তোমার প্রতি নাযিল করেছেন (বে ই আল্লাহ কিন্তু 


৮:)% ০ 5 5৫ ১5৮24 A 
€9 1৩৮ DL ESS 03১৫১ dl 3 
ফেরেশতারাও 


le I SY U5 ৬৩% th ৩% টু 


সাক্ষীহিসেবে আল্লাহই যথেষ্ট এবং 


> রি ৰা 2 এ তা [০৩৫ ৩ ৯৭ 
প্র ৩ এ) ৬৯৪৯৭ OF | 126 GB 6) 
নিশ্চয়ই আল্লাহর পথ হতে জট ও কুফুরী করেছে যারা 


KE 213: MN 6) 165 


জুলুম করেছে ও কুফরী করেছে যারা নিশ্চয়ই বহুদূরে পথভষ্টতায় ১ ‘BE 


88 টা ররর 


না 


1৬ 
চিরকাল 


4 ১৬৬. (লোকেরা যদি নাই মানে তো না মানুক,) কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে, যা কিছু তিনি নাযিল করেছেন 
ঘি নিজের জ্ঞানের ভিত্তিতে নাযিল করেছেন। এবং সেই সম্পর্কে ফেরেশতারাও সাক্ষ্য দিচ্ছে, যদিও কেবলমাত্র 
ধু আল্লাহর সাক্ষী হওয়াই সর্বতোভাবে যথেষ্ট । 
% ১৬৭. যারা নিজেরা এ মেনে নিতে অস্বীকার করে এবং অপর লোকদেরকে আল্লাহর পথ হতে ফিরিয়ে রাখে তারা £ 
॥ নিশ্চয়ই পথ ভ্রষ্টতায় সত্য হতে বহু দূরে চলে গেছে। 
{ ১৬৮-১৬৯. অনুরূপ ভাবে যারা কুফরী ও বিদ্রোহের পথ অবলম্বন করেছে ও যুল্ম-নির্যাতন পর্যন্ত শুরু করেছে, | 
নু আল্লাহ তাদেরকে জাহান্নামের পথ ছাড়া অন্য কোন পথ দেখাবেন না। এ জাহান্নামে তারা চিরদিন থাকবে, 


৪১৯৪১ ৯৭ পারা-৬ 


mn, টকলা Bl 


এ 


SS AGS CYR él মতে ১১ রে 


BE 923 রি oe উর ৩ 1 Be 


(এটাই) উত্তম ক তোমাদের রবের পক্ষহতে সত্য সহকারে তোমাদের কাছে 


লা ১ ৩০ 4 6 রি ৩১5০ 


ও আসমানসমূহের মধ্যে কিছু আল্লাহরই নিবে ভোমরা কার যদি আর তোমাদের 
(আছে) জন্যে 


তি ০ ৩০৮ ৫ ১৪৫০ 


হলেন এবং পৃথিবীতে 


LAR 


টিসি সিকি SA 
পে? আআ? ভা? ভা, জা) জগ) জজ) জা) 


0) 8.) আও টি, জা) ভা) জা) জী জং | 
un. 


প্রা 


৫ 1 চাস দ্য? / ১ ১12৩ ম্‌ 


আল্লাহর উপর না RR না 


fj আ। ভি, ডি? উজ) জি) aan. 5. mn 
RA 


‘a 


MAL AM ann non nn:ne nnn nan 


180 
CANS 


আর আল্লাহর পক্ষে এ কোন কঠিন কাজ নয় । 
১৭০. হে মানুষ! এই রসূল তোমাদের নিকট তোমাদের আল্লাহর তরফ হতে সত্য বিধান নিয়ে এসে পৌছেছেন। 
অতএব তোমরা ঈমান আন, এ তোমাদের জন্যে কল্যাণ কর, আর যদি অস্বীকার ও অমান্য কর তবে জেনে রাখ, 
আকাশমন্ডল ও যমীনের বুকে যা কিছু আছে তা সব কিছু আল্লাহর জন্যে, আর আল্লাহ সর্বজ্ঞ ও বিজ্ঞানী৯৭। 
১৭১. হে কিতাবধারী জাতি নিজেদের দ্বীনের ব্যাপারে কোন বাড়াবাড়ি করোনা৯৮, এবং আল্লাহর সম্পর্কে 
খালেস সত্য ছাড়া আর কিছু বলো না। 


Pu a as তান পল sn জনি সর আভল aaa es 


EE. জা 


] ৯৭. অর্থাৎ তোমাদের আল্লাহ বে-খবর নন যে তোমরা তার রাজত্বের মধ্যে থেকে অপরাধ-অপকর্ম করবে, অথচ 
তিনি তা জানতে পারবেন না, এবং তিনি অজ্ঞও নন যে তার নির্দেশ অমান্যকারীদের প্রতি যথাযোগ্য ব্যবস্থা 
অবলম্বনের পন্থাই তিনি জানেন না। 

এখানে আহলি-কিতাব বলতে খৃষ্টানদের বোঝানো হয়েছে এবং আতিশয্যের অর্থ হচ্ছে- কোন জিনিসের 
সাহায্য-সমর্থনে সীমলংঘন করা ৷ ইয়াহুদীদের অপরাধ ছিল তারা মসীহ (আঃ)কে অস্বীকার করার ও তার 
বিরোধিতার সীমালংঘন করে গিয়েছিল; পক্ষান্তরে খৃষ্টানদের অপরাধ ছিল, তারা মসিহ (আঃ)-এর প্রতি 
ভক্তি ভালবাসায় সীমাতিরিক্ত বাড়াবাড়ি করেছিল এবং তাকে তারা আল্লাহর পুত্র এমনকি স্বয়ং আল্লাহ বলে 
ট8193885582 


ডঃ 
রর 
LB 
Bl 
a 
রি 
ey 
[রি] 
রা. 
5 
রি 
a 
ৰ) 
LA 

iD) 

a 
রর 
প্র 
০ 
Lal 

মঃ 
ed 
Le 
eS 
a] 
জা. 
Re 
প্র 
a 
টি 


Ra EE A 


শব্দার্থে কুরঃ ২/১৩ 


ASA 22 রা ভান: 
শি 2 সরা ৩১ 
রর রর -£ 14৫ 22> ৩০ A237 |] নদ ৭১7৫ ৫ চিপ । রি 
5 DL SS ১৫৭১১3১12১5 (0 GL ০০৮৬ £ 
ও আল্লাহর তোমরা অতএব তাঁর পক্ষহতে রুহ ও মারিয়ামের প্রতি তা তিনি প্রেরণ তারফরমান ও 
উপর ঈমান আন করেন 
রাগ 
৯৭১ 
তার 


রসুলদের চি 
(উপর) ন্‌ 


মূলতঃ 


মরিয়ম পুত্র ঈসা মসীহ অন্য কিছুই ছিলনা, ছিল আল্লাহর একজন রসূল। 

নব সে ছিল আল্লাহর একটি ফরমান যা আল্লাহ মরিয়ামের প্রতি নাযিল করেছিলেন ৯৯, ছিল একটি রূহ, আল্লাহর 
টি নিকট হতে ১০০ (যা মরিয়ামের গর্ভে সন্তানের আকার ধারণ করেছে)। অতএব তোমরা আল্লাহ ও তাঁর রসূলের 
নু প্রতি ঈমান আন 


এখানে ব্যবহৃত মূল শব্দ হচ্ছে “কলেমা । মরিয়মের প্রতি ‘কলেমা’ প্রেরণের অর্থ এই যে, আল্লাহতা আলা ্ 
মরিয়ম (আঃ)-এর গর্ভাধারের প্রতি এই নির্দেশ অবতীর্ণ করলেন যে কোন পুরুষের শুক্রকীট গ্রহণ ব্যতীতই হর 
তা গর্ভধারণ করুক! খৃষ্টানরা প্রথমে কলেমার অর্থ “কথা' বা 'বাক' (108০5) এর সমার্থক মনে করলো । চু 
তারপর এই ‘কথা’ ও 'বাক' বলতে তারা আল্লাহতা'আলার নিজস্ব সত্তা-গুণ-বিশিষ্ট ‘কথা’ বুঝালো। এরপর is 
তারা এর থেকে এই যুক্তি ও অনুমান খাড়া করলো যে আল্লাহতা'আলার এই সত্বাগত-গুণ মরিয়ম(আঃ)-এর নর 
গর্ভে প্রবেশ করে 'মসিহ'-এর দৈহিক আকারে রূপ পরিগ্রহ করেছে। এই ভাবে খৃষ্টানদের মধ্যে 'মসীহা-এর | 
ঈশ্বরত্বের আন্ত ও ভরষ্ট বিশ্বাস সৃষ্টি হয় এবং এই ভুল ধারণা তাদের মধ্যে বদ্ধমূল হলো যে, আল্লাহ স্বযং i 
নিজেকে অথবা নিজস্ব আদিম সত্বা-গত-গুণের মধ্যে থেকে 'বাক' বা ‘কথা'র গুণকে 'মসিহ'-এর রূপে | 
' প্রকাশ করেছেন। ১১০০১, 
. এখানে স্বয়ং মসিহকে ১০৮7১ আল্লাহর নিকট হতে আসা 'রূহ') বলা হয়েছে। এবং 
সূরা বাকারার ৮এনং আয়াতে এই বিষয়কে এই ভাবে বর্ণনা করা হয়েছে যে, “আমি ‘পবিত্র রহ’ ছারা | 
মসিহকে সাহায্য করেছি”। -এই উভয় বর্ণনার অর্থ হচ্ছে- আল্লাহতা'আলা হযরত মসীহ | 
আলাইহিসসালামকে যে পবিত্র রূহ দিয়েছিলেন, তা সকল প্রকার অন্যায় ও পাপ থেকে মুক্ত ছিল, তা ছিল টু 
পরিপূর্ণ সত্যবাদিতা, ন্যায়বাদিতা ও আদ্যন্ত চরিত্র-মহায্মের প্রতীক! খৃষ্টানগণ এক্ষেত্রেও বাড়াবাড়ি ৪ 
করেছে। তারা “রূহ মিনাল্লাহ”- “আল্লাহর পক্ষ থেকে 'রূহ”” এর অর্থ স্বয়ং আল্লাহরই রূপ বলে গ্রহণ টু 
করলো । এবং রুহুল কুদ্দুস 'পৰিত্র আত্মা -এর অর্থ এই গ্রহণ করলো যে তা আল্লাহতা'আলার নিজস্ব পবিত্র [ 
আত্মা যা ঈসা আলাইহিসসালামের সত্তার মধ্যে প্রবেশ করেছিল। এই ভাবে আল্লাহ ও মসীহ চু 
সংগে পবিত্র আত্মা নামে আর একটি তৃতীয় আল্লাহও তারা বানিয়ে নিল। তে 


সূরা আনৃ-নিসা-৩ ৯৯ ন 


Haein rin ne een: cae n nena soncmcn-aane eee ana aa ena aaa nla aa aa aaa" 
sn asannanas sn 
এজ 


m_ Am Ann গত ঞ জজ আআ ২ এ আহ aan 


2242 2414. পা 
৮৫০] ৮৪০৩ 123% ১ নু 
মূলতঃ তোমাদের জন্যে (টাই) তোমরা বিরত রি তোমরা বলো না এবং পু 
পর্ব Par পে RL হরি 9S (5 ॥ 
৩ এ ৬৫? HE 0 8০০০০ ১৪৯1 এ 1 21 
যাকিছু তারই কোন তার হবে (এ হতে) তিনি পবিত্র একই ইলাহ আল্লাহ 
আছে সন্তান f যে 
A ৬৪ le EX FY ৮ 
রত রত ক AME চহ ]1 রে 
MU ES 5 ৮০৯৪০ 3 ৩5 ৬৮৩) ও 
আল্লাহই 


যথেষ্ট এবং পৃথিবীর মধ্যে ৯০ ও  আসমানসমূহের মধ্যে 
(আছে 


: এবং বলোনা তিনজন আছে৯০১। বিরত হও, এ তোমাদেরই পক্ষে কল্যাণকর । আল্লাহ, রর 
শ্রী তিনিতো মাত্র একজন। সন্তান হবার শেরক হতে তিনি পবিভ্র১০২। পৃথিবী ও আকাশ মন্ডলের যাবতীয় জিনিস 5 
ু] তারই মালিকানা, সে সবের প্রতিপালন ও রক্ষাণাবেক্ষণের জন্যে তিনি একাই যথেষ্ট । নত 


১০১. অর্থাৎ তিন আল্লাহর ধারণা ত্যাগ কর, সে ধারণা তোমাদের মধ্যে যেভাবেই বর্তমান থাকুক না কেনা প্রকৃত | 
‘ অবস্থা এই যে, খৃষ্টানগণ এই একই সময়ে তওহীদকে স্বীকার করে আবার ত্রিত্বাদকেও মান্য করে। ইঞ্জিল [৪ 
গ্রন্থ সমূহে হযরত ঈসা (আঃ)-এর যেসব সুস্পষ্ট উক্তি পাওয়া যায় তার ভিত্তিতে কোন খৃষ্টানের পক্ষে ‘5 
‘আল্লাহ যে মাত্র একজন, এবং তিনি ছাড়া আর কোন আল্লাহ নেই'- একথা অস্বীকার ক্রার কোন উপায় চু 
নেই । তৌহীদ আসল ধর্ম -একথা স্বীকার করা ছাড়া তাদের গত্যান্তর নেই! কিন্তু তা সত্ত্বেও মসীহ (আঃ)- | 
এর সত্য সম্পর্কে আতিশয্য করার কারণে তারা ব্রিত্ববাদকেও মান্যকরে এবং আজ পর্যন্ত তারা এর কোন | 
শেষ মীমাংসাই করতে পারেনি যে এই দুই প্রস্পর বিপরীত ধারণা ও বিশ্বাসের, মধ্যে তারা কিভাবে সমন্বয় 
রী স্থাপন করবে। be 
চু] ১০২. এখানে খৃষ্টানদের চতুর্থ বাড়াবাড়ির খন্ডন করা হয়েছে। খৃষ্টানদের বর্ণনা বিশেষত প্রথম তিনটি ইঞ্জীল গ্রন্থে রর 
5; যা পাওয়া যায় -যদি সত্যও হয়ে থাকে, তবে তার থেকে এর চেয়ে বেশী কিছু প্রমাণিত হয় না যে, মসিহ চু 
(আঃ) আল্লাহ ও বান্দার সম্পর্কের সংগে পিতা ও সন্তানের মধ্যেকার সম্পর্কের উপমা দিয়েছেন এবং আল্লাহ | 
সম্পর্কে ‘পিতা’ শব্দটি তিনি নিছক গৌণ ও বূপক অর্থে ব্যবহার করতেন। এ শুধুমাত্র মসীহ (আঃ)-এরই 
বৈশিষ্ট্য ছিলনা । প্রাচীন যামানা থেকেই বনী ইসরাঈল আল্লাহর জন্য ‘পিতা’ শব্দটি ব্যবহার করে আসছিল । চু 
বাইবেলের পুরাতন নিয়মে ((0!d testament) এর প্রচুর দৃষ্টান্ত বর্তমান আছে। মসীহ (আঃ)-এই ন 
শব্দটি নিজের জাতির প্রচলিত বাগধারা অনুযায়ীই ব্যবহার করেছিলেন; এবং আল্লাহকে মাত্র নিজেরই নয়, রর 
বরং সমগ্র মানবজাতির পিতা বলে তিনি বলতেন । কিন্তু খৃষ্টানগণ এক্ষেত্রেও আতিশয্যের শিকার হয়েছে | 
এবং ঈসা (আঃ)-কে আল্লাহর একমাত্র পুত্র বলে গণ্য করেছে 5 


হ 


ন 


1 TE ও 0 ৰং মিলে যে ৫ টে 
রা কক্ষণ না 

পে 2৮৫4৯ CALS And 
0 2 ORE ESO 

যে এবং (যারা) ঘনিষ্ঠ ফেরেশতারাও 


-ঠি Ee) 
23 2০2০ পার তর ০) বে 


হু] ১৭২. মসীহ আল্লাহর বান্দা হবার ব্যাপারে কখনো বিন্দু মাত্র লজ্জাবোধ করেন নি। আর নিকটবর্তী 
টি ফেরেশতাগণও নিজেদের জন্যে কোন লজ্জার কারন মনে করেনি। কেউ যদি আল্লাহর বন্দেগী করাকে নিজের 
প্রি জন্যে লজ্জার ব্যাপার মনে করে ও অহংকার-গৌরব করে, তবে এমন এক সময় আসবে যখন আল্লাহ সকলকে 
নী পরিবেষ্টন করে নিজের সামনে উপস্থিত করবেন। 

£4 ১৭৩. তখন তারা- যারা ঈমান এনে সং-কর্মপন্থা গ্রহণ করল, নিজেদের প্রতিফল পরোপুরি লাভ করবে। আল্লাহ 
মি তার নিজের অনুগ্রহে তাদেরকে আরো অধিক মজুরী দান করবেন। পক্ষান্তরে যারা আল্লাহর বন্দেগীকে 
রি লজ্জাজনক কাজ মনে করে ও অহংকার করে, তাদেরকে আল্প'তাআলা কঠিন পীড়াদায়ক শাস্তি দান করবেন। 
॥] উপরস্তু আল্লাহ ছাড়া আর যার পৃষ্ঠপোষকতা ও সাহায্য দানের উপর তারা ভরসা করে তাদের কাউকেও তারা 
শট সেখানে পাবে না। 


টি lenin | ১০১ পারা-৬ 


হারের EES SUA 


দফা ও তোমাদের রবের পক্ষহতে দলীল প্রমাণ গত কাছে নিশ্চয়ই হে 


NE NY 


"aa we 


দি 


2) ? $ 905 সুনে 05 ৫৪ 5৫ 48 ৫ 


‘আলো’ তোমাদের 
প্রতি 


ছে 


গগন ৰা 
| সা, 


সিএ নসর 


পিঠা 27 চার্ট 2 
০৮৬ ৬ তে পজ 1 
০04 ৩ 179 42) 


তোমার কাছে সমাধান চায় (অর্থাৎ) তার দিকে 
তারা পথে 


2 j 2 g ee 2 
৯৬০৮ পি 

হা তোমাদেরকেসমাধান 
নিঃসন্তান ব্যক্তির দিচ্ছেন 


RANDY BN DT 


2 


Ln RAL ALR nmin nnn 


১৭৪. হে মানুষ! তোমাদের আল্লাহর নিকট হতে তোমাদের নিকট উজ্জ্বল 'প্রমাণ' এসে পৌছেছে এবং আমি 
তোমাদের জন্যে এমন আলো প্রেরণ করেছি যা তোমাদেরকে সুষ্পষ্ট পথ প্রদর্শন করে! 

১৭৫. এখন যার আল্লাহর কথা মেনে নিবে এবং তার আশ্রয় অনুসন্ধান করবে তাদেরকে আল্লাহ নিজের রহমত 
ও নিজ অনুথহের আশ্রয়ে গ্রহণ করবেন এবং সঠিক-নির্ভুল পথে তাদেরকে পরিচালিত করবেন।। 

১৭৬. লোকেরা তোমার কাছে “কালালা' ১০৩ সম্পর্কে ফতোয়া জিজ্ঞাসা করে; বলঃ আল্লাহ তোমাদেরকে ফতোয়া 


১০৩. 'কালালা" এর অর্থ কি সে সম্বন্ধে মতভেদ বর্তমান । কারুর কারুর মতে নিঃসন্তান মৃত ব্যক্তিকেই মাত্র 
“কালালা' বলা হয়। কিন্তু সাধারণ ফিকাহবিদগণ হযরত আবুবকরের (রাঃ) অভিমতকে মেনে নিয়ে প্রথম 
অর্থই গ্রহণ করেছেন। খোদ কুরআন শরীফ থেকেও এই অর্থের সমর্থণ পাওয়া যায় । কেননা সেখানে 
“কালালা'র ভগ্মীকে ত্যক্ত সম্পত্তির অর্ধেক হকদার বলা হয়েছে। কিন্তু ‘কালালা'র পিতা জীবিত থাকা 
অবস্থায় ভগ্নী কোন অংশই পেতে পারে না। 


রঃ চি দি ul S07 nf sd Mo Sal SH প্রহসন as oto as nea uC man Jam te Sa ay 


i 
el 
তি 
th শি 
EL 
hy ৮ 
| 
টা] 
রে 
LB 
এ. 
yo 
নি 
af 
tl A 
Lf 
a]. 
Bl 
af 
J 
eB 
টি 
A) 
লি 
al 
ML. 
a 
ml. 
রাঃ 
a] 
Ll 
২৯ 
জা 
0 ~B 
১ 
এয. 
৪ 
দি 
শি 
রি 
সি 
রি. 
০.8 
ml. 
La 
8 
yl 
০) 
EB. 
২৪ 
থে] 
fad 
a 
yl 
a 


জজ জা. 


দাও ৫৯ 


জর অর্ধ মৃত সে(অর্থাৎ ২ পরিত (পাবে) তার জন্যে তবে 
বোনের )উও্র IR ভাই) সম্পত্তি অর্ধেক (অর্থাৎসেই বোন) 


0 9৫১ ৫৫53 ৬৫ 


তাদের তবে 


টি, 


সর্প 
Pian WS 


As 1 


কোন 
4 (অর্থ বোনেব) 


2৫ ৫1৫ 
16 31 52 IH ৩৪ 
পুরুষ তাইবোন তারা হয় যদি এবং পরিত্যক্ত তা হতে 
(কয়েকজন) সম্পত্তি যা 


পিচ পরখ 


ly 


£ 2 ES ৬০ 


2 
+ 
ne 
রা হর 4 
তোমাদের জন্যে আল্লাহ্‌ বর্ণনা করেন অংশ সমান জন্যে তবে 


রর এক জন পুরুষের 
7১৮ 2 ৯ রণ Ke 3/ 
৫ EOS ৪ 4152 ১৯৩ ৩ 

খুবঅবহিত কিছুর কে আল্লাহ এবং তোমরা বিভ্রান্ত ফেন 

(না) হও 

কোন ব্যক্তি যদি সন্তানহীন অবস্থায় মরে যায়, এবং তার একজন বোন থাকে১০৪ তবে সে (বোন) 
তার সম্পত্তি হতে অর্ধেক অংশ পাবে । আর বোন যদি সন্তান হীন অবস্থায় মরে তবে ভাই তার উত্তরাধিকারী 
হবে ১০৫ । মৃতের উত্তরাধিকারী যদি দুই বোন হয় তবে তারা পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবার 
অধিকারীনী হবে ১০৬, আর যদি কয়েকজন ভাই বোন হয় তবে মেয়েদের অংশ এক ভাগ ও পুরুষদের অংশে দুই 
ভাগ হবে। আল্লাহ তোমাদের জন্যে আইন-কানুন সুস্পষ্ট করে বর্ণনা করেন এ উদ্দেশ্যে, যেন তোমরা বিভ্রান্ত 
হয়ে ঘুরতে না থাকো । আল্লাহ সবকিছু সম্পর্কে জ্ঞাত ও অবহিত। 


১০৪. এখানে সেই ভাই-বোনদের মীরাসের কথা বলা হচ্ছে যারা মৃত ব্যক্তির সংগে মা-বাপ উভয় দিকদিয়ে কিংবা 
শুধু মাত্র বাপের দিক দিয়ে সম্পর্ক যুক্ত ছিল। হযরত আবুবকর (রাঃ) একবার তার এক ভাষণে এই অর্থ 
ব্যক্ত করেছিলেন এবং সাহাবাদের মধ্যে কেউ এ সম্পর্কে দ্বিমত প্রকাশ করেননি ৷ এই হিসাবে এ বিষয়ের 
অভিমত সর্বসম্মত ৷ 

. অর্থাৎ ভাই তার সমগ্র সম্পদের উত্তরাধিকারী হবে, যদি নির্দিষ্ট অংশের অধিকারী অপর কেউ বর্তমান না (৫ 
থাকে । আর যদি নির্দিষ্ট অংশের অধিকারী অন্য কেউ বর্তমান থাকে, যেমন স্বামী, তবে তার অংশ দেওয়ার 
পর অবশিষ্ট সমগ্র ত্যাক্ত সম্পদ ভাই পাবে । 

১০৬. দুই এর অধিক সংখ্যক বোনের বেলায়ও এই একই হুকুম কার্যকরী হবে। 


We Em EE af শা পতন হছে জাক আমর জন ভা ভালৰ ভা আন জৰ ভালৰ ০ ভা ভালৰ ভো পোল) জন্য চালৰ মামৰ জন চাম চালৰ জন৷ চাম৷ কক যন ৩11 


(a nn রা চি 3 


ys 


(Pa ar By Sus Js Su Sn Sn ls Say SH Rs 


bo 


a 
a 
Ea 
a 
৫ 
ie 
দি 
দ্র 
i 
৫ 
দর 
a 
মর 
হর 
Le. 
ie 

র্‌ 
টি 
দর 
৫ 
a 
ity 
হর 
bat 
Le. 
a 
tg 
ud 
oY 
ie 

a 
্ 
eg 
হত 
ও 
রি 
pa 
Ln. 
sg 
x 
রি 
ইঃ 
রত 


KC) 
Da 
০ 


এ 


10930৯৯৪৯৯৯৯, 


এই সূরার নামকরণ করা হয়েছে পঞ্চদশ রুকু'তে উল্লেখিত “মায়েদা শব্দ হতে । কোরআনের অন্যান্য অধিকাংশ 
সূরার ন্যায় এই সূরার নামকরণের সাথেও এর আলোচ্য বিষয়-বন্তুর বিশেষ কোন সম্পর্ক নেই। অন্যান্য সূরা 
হতে একে পৃথক করে নেয়ার উদ্দেশ্যেই কেবলমাত্র চিহ্ন ও নিদর্শন স্বরূপ এই নাম গ্রহণ করা হয়েছে। 


নাধিল হওয়ার সময় 


সূরার আলোচিত বিষয়বস্তু দৃষ্টে মনে হয় এবং হাদিসের বিভিন্ন বর্ণনা হতেও সমর্থন পাওয়া যায় যে, 
হোদায়বিয়ার সন্ধির পর ষষ্ঠ হিজরীর শেষভাগে কিংবা সপ্তম হিজরীর প্রথম দিকে এই সুরা নাযিল হয়েছে। ষষ্ঠ 
হিজরীর জিলকাদ মাসের ঘটনা, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) চৌদ্দশত মুসলমান সাথে নিয়ে ‘উমরা’ আদায় 
করার উদ্দেশ্যে মক্কা গমন করেন। কিন্ত কোরাইশ কাফেররা আরবের প্রাচীন ধর্মীয় এতিহ্যের সম্পূর্ণ বিপরীত 
অন্ধ শত্রুতার বশবর্তী হয়ে নবী করীমকে (সঃ) “উমরা' করতে বাধা প্রদান করে এবং বহু বাদ-প্রতিবাদের পর 
পরবর্তী বছর যিয়ারতের জন্য নবী করীমকে (সঃ) মক্কা আগমনের অনুমতি দান করতে প্রস্তুত হয়। এই প্রসংগে | 
একদিকে যেমন মুসলমানদেরকে কাবা যিয়ারতের সফরনীতি জানিয়ে দেয়ার আবশ্যকতা ছিল- যেন পরবর্তী | 
বছর উমরার সফর পূর্ণ ইসলামী ভাবধারা ও নিয়ম-কানুন অনুযায়ী সম্পন্ন হতে পারে- অপরদিকে তেমনি | 
প্রয়োজন ছিল এ কথা বুঝিয়ে দেয়া যে কাফের শত্ৰুগণ তাদেরকে উমরা করতে না দিয়ে যে যুলুম করেছে তার প্‌ 
প্রতিশোধ নেয়ার উদ্দেশ্যে কোন প্রতি-আক্রমণমূলক পদক্ষেপ নেয়া তাদের উচিত হবে না। কেননা অসংখ্য | 


কাফের গোত্রের হজ্জ-যাত্রার পথ মুসলিম অধ্যুষিত এলাকার অর্ন্তভুক্ত ছিল এবং কাফেরগণ যেমন তাদেরকে | 


কাবা যিয়ারতের পথে বাধা দান করেছে, তারাও অনুরূপভাবে কাফেরদের পথ বন্ধ করে দিতে পারত এই সূরার | 
প্রথম দিকে ভূমিকা স্বরূপ যে ভাষণ পেশ করা হয়েছে, তাই হচ্ছে তার প্রসংগ । এর পর ত্রয়োদশ রুকুতে এই | 
বিষয়ের পুনরুল্লেখ করা হয়েছে বলে একথা প্রমাণিত হয় যে, প্রথম রুকু হতে চতুর্দশ রুকু পর্যন্ত একই ভাষণের [৪ 
ক্রমিক ধারা চলেছে। এই সূরায় এতদ্যতীত আর যে যে বিষয়ের আলোচনা রয়েছে, তা সবই এই একই সময় পি 
নাযিল হয়েছে বলে মনে হয়। রত 
বিবরণধারা দৃষ্টে ধারণা করা যায় যে, এই গোটা সূরাটি একই ভাষণে সম্পূর্ণ হয়েছে এবং সম্ভবতঃ একই সময় | 
অবতীর্ণ হয়েছে। অবশ্য এর কোন কোন আয়াত অন্যান্য সময়ও নাযিল হয়ে থাকতে পারে এবং বিষয় বস্তুর | 
সামঞ্জস্যের কারণে সে গুলিকেও এই সূরার বিভিন্ন স্থানে শামিল করে দেয়া হয়েছে। কিন্তু তা হয়ে থাকলেও | 
বর্ণনার ক্রমিক ধারার কোথাও একবিন্দু শূন্যতা অনুভূত হয় না এবং সে জন্য এই সূরাকে বিভিন্ন ভাষণের | 
সমষ্টিও মনে করার কোন কারণ থাকতে পারেনা । র্‌ 


সূরা আল-ইমরাণ ও সূরা নিসার অবতরণ কাল হতে এই সূরার অবতরণ হওয়া পর্যন্ত পৌছুতে অবস্থার মধ্যে 
বিরাট পরিবর্তন সূচিত হয়েছিল। এমন এক দিন ছিল, যখন ওহুদ যুদ্ধের প্রতিক্রিয়া মুসলমানদের জন্য মদীনার 
নিকটবতী এলাকা ও পরিবেশকে পর্যন্ত বিপদ সংকুল বানিয়ে দিয়েছিল । আর আজ এমন সময় এসে পৌছেছে 
যে, সমগ্র আরব দেশে ইসলাম এক অপ্রতিরোধ্য ও অজেয় শক্তি হিসেবে মাথা তুলে দাড়িয়েছে এবং ইসলামী 
রাষ্ট্র একদিকে নাজদের সীমানা পর্যন্ত অপর দিকে সিরিয়ার সীমারেখা পর্যন্ত , তৃতীয়দিকে লোহিত সাগরের 
বেলাভূমি পর্যন্ত এবং চতুর্থ দিকে মক্কার নিকট পর্যন্ত বিস্তার লাভ করেছিল। ওহুদ যুদ্ধে মুসলমানগণ যে আঘাত ' [ 
খেয়েছিল তা তাদের সাহস হিশ্মত চূর্ণ করার পরিবর্তে তাদের মধ্যে দৃঢ় বাসনা ও সংকল্প সৃষ্টির জন্য তীব্র [8 
চাবুকের ন্যায় কাজ করেছে। তারা আহত শাদুলের ন্যায় মরিয়া হয়ে উঠল এবং মাত্র তিন বছরের মধ্যে গোটা | 
অঞ্চলের রূপই বদলে দিয়েছিল তাদের অবিশ্রান্ত চেষ্টা-সাধনা এবং আত্মদান ও আত্মোৎসর্গের ফলে মদীনার [ঘর 
চতুর্দিকে দেড়-দুইশত মাইল পর্যন্ত বিরোধী গোত্রসমূহের শক্তি চূর্ণ হয়ে গেল। মদীনার উপর যে ইয়াহ্‌দী 
হামলার আতংক প্রতিটি মুহূর্তে ঘনীভূত হয়ে থাকত চিরদিনের জন্য তার অবসান হয়ে গেল । হেজাজের অন্যান্য 
যেসব স্থানে ইয়াহুদী গোত্র বসবাস করত তারা সকলেই মদীনার ইসলামী হুকৃমতের বশ্যতা স্বীকার করল। | 
ইসলামকে দমন করার উদ্দেশ্যে কোরাইশরা খন্দক যুদ্ধের সময় শেষ প্রচেষ্টা করে দেখেছে; কিন্তু তাতেও তারা | 


নির্মম ভাবে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে । অতঃপর আরববাসীদের এই ব্যাপারে কোন সন্দেহ থাকল না 


রী যে, ইসলামী আন্দোলনকে চূর্ণ করার শক্তি কারো নেই, ইসলাম এখন নিছক একটি আকীদা (মত.-বিশ্বাস) বা 
ই! আর্দশের পর্যায়ে পড়ে নেই এবং তার প্রভুত্ব-আধিপত্য এখন লোকদের কেবল মাত্র মন ও মগজের উপরই 
সীমাবদ্ধ হয়ে নেই; রবং ইসলাম এখন বাস্তব রূপ ও রাষ্ট্রীয় মর্যাদা গ্রহণ করেছে, তার শাসন ক্ষমতা এখন তার 
সীমার মধ্যে বসবাসকারী সমস্ত জনতার গোটা জীবনকেই গ্রাস করে নিয়েছে। মুসলমানগণ এখন এতদূর 
শক্তিশালী হয়েছে যে, যে আদর্শের প্রতি তাদের ঈমান ছিল, এখন তদানুষায়ী কাজ করতে, জীবন-যাপন করতে 
এবং তার বিপরীত কোন আদর্শ, নীতি বা আইনকেই নিজেদের জীবন পরিসীমা হতে সম্পূর্ণ বে-দখল করে দিতে 
তাদেরকে কোন প্রকার বাধার সম্মুখীন হতে হত না। 


এতদ্বাতীত এই কয়েক বছরের মধ্যেই ইসলামী আদর্শ-রীতিনীতি ও দৃষ্টিভংগী অনুযায়ী মুসলমানদের একটি 
স্বতন্ত্র ও স্বয়ং-সম্পূর্ণ সত্যতা দানা বেধে উঠেছিল । জীবনের সমগ্র বিস্তৃতিতেই এই সভ্যতা অন্যান্যদের হতে 
সম্পূর্ণ স্বতন্ত্র একটি বৈশিষ্টপূর্ণ মর্যাদা লাভ করতে সমর্থ হয়েছিল। নৈতিক চরিত্র, সামাজিকতা, তমদ্দুন প্রত্যেক 
ব্যাপারেই মুসলমানগণ অমুসলিমদের থেকে সম্পূর্ণ পৃথক ও স্বতন্ত্র ছিল। ইসলামের অধিকারতুক্ত সমগ্র 
এলাকায়ই মসজিদ ও জামাতের সাথে নামাযের ব্যবস্থা কায়েম হয়েছিল । প্রত্যেকটি মহল্লা ও প্রত্যেক গোত্রের 
জন্য ইমাম নির্দিষ্ট করা হয়েছিল। ইসলামের দেওয়ানী ও ফৌজদারী আইন যথেষ্ট পরিমাণ বিস্তারিত ও খুটিনাটি 
সহকারে রচিত হয়েছিল ও নিজস্ব আদালত-সমূহের মাধ্যমে তা কার্যকরী করা হচ্ছিল; লেন-দেন ও ক্রুয়- 
বিক্রয়ের পূর্বতন ধরণ ও রীতি-পদ্ধতি সবই বন্ধ করে দেয়া হয়েছিল এবং নবতর সংশোধিত নিয়ম, পন্থা চালু 
করা হয়েছিল মীরাস বন্টনের সম্পূর্ণ স্বতন্ত্র ও ্বয়ং-সম্পর্ণ বিধান চালু হয়েছিল । বিবাহ-তালাকের নিয়ম-কানুন, 
শরীয়ত-সম্মত পর্দা ও অনুমতি নিয়ে অপরের গৃহে প্রবেশের নির্দেশ এবং যেনা ও মিথ্যা দোষারোপের দন্ত 
কার্যকরী হওয়ার ফলে মুসলমানদের সামাজিক জীবন একটি বিশেষ ধাচে গড়ে উঠতে শুরু করেছিল। 
মুসলমানদের ওঠা-বসা, কথা-বার্তা, খানা-পিনা, চাল-চলন ও বসবাস করার পদ্ধতি এক নিজস্ব স্বতন্ত্র রূপ ধারণ 
ঘট করেছিল। ইসলামী জীবণধারার এইরূপ পরিপূর্ণ রুপায়ণ হওয়ার পর- অমুসলিমগণ কিছুতেই এই আশা পোষণ 
করতে পারছিল না যে, ৪৫১০৯১83১৩৩ 


পর ছোলা সির পূর্ব পরি ুললমানদের অগ্রগতির পে একটি ধা ছিল এ ই রর 
নু) কাফেরদের সাথে তারা দীর্ঘসুত্রসম্পন্ন ছন্দু ও সংগ্রামে জড়িয়ে পড়েছিল। এ কারণেই তাদের নিজেদের 
নী আন্দোলনের পরিধি অধিকতর প্রশস্ত করার অবকাশ লাভ করা সম্ভব হতনা। হোদায়বিয়া সন্ধির বাহ্যঃ পরাজয় 
চর] ও প্রকৃত বিজয় এই প্রতিবন্ধকতা উৎপাটিত করেছিল । এর ফলে তারা নিজেদের কম“সীমার মধ্যেই যে নিরাপত্তা 
লাভ করেছিল তাই নয়, চতুষ্পার্থের নিকট ও দূরের অঞ্চলসমূহে ইসলামের দাওয়াত প্রচার ও উহার ক্ষেত্র 
বিস্তারের অবাধ সুযোগও তারা লাভ করেছিল । আর নবী করীম(সঃ) ইরান, তুরঙ্ক'মিশর ও আরবের বাদশাহ ও 
নৃপতিদের নামে লিখিত চিঠির মাধ্যেমেই এর সূচনা করেছিলেন এবং সেই সংগেই বিভিন্ন গোত্র ও জাতির মধ্যে 
আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বন্দেগী কবুল করার দাওয়াত দেয়ার উদ্দেশ্যে ইসলাম প্রচারকগণ ছড়িয়ে 


এ আলোচ্য বিষয়বস্তু 


ঠিক এরূপ অবস্থার মধ্যেই সূরা মায়েদা নাযিল হয়। এই সূরা নিম্ন লিখিত তিনটি বড় বড় বিষয়-বস্তু সমবিতঃ 


(১) মুসলমানদের ধর্মীয়, তমদ্দুনিক ও ও রাজনৈতিক জীবন সম্পর্কে আরো বেশী বিধান ও হেদায়াত 
দান | এই প্রসংগে হজ্জের-সফরের নিয়ম-কানুন নির্ধারণ করা হয়। আল্লাহর নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন 
করার ও কা'বা যিয়ারতকারীদের প্রতি কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশ দেয়া হয় । খানা-পিনার 
্রব্যাদিতে হালাল ও হারামের সুস্পষ্ট সীমা নির্ধারণ করা হয় এবং জাহিলিয়াতের যুগের স্বয়ং রচিত বন্ধনসমূহ 
ছিন্নভিন্ন করা হয়। আহলি-কিতাবের সাথে পানাহার করার এবং তাদের মেয়েদের বিবাহ করার অনুমতি প্রদান 
লা] করা হয়। আল্লাহর নামে করা প্রতিজ্ঞা-ভংগের কাফ্ফারা নির্দিষ্ট করা হয় এবং সাক্ষ্য-আইনের আরো কয়েকটি 
 : ধারা বৃদ্ধি করা হয়। 


(২) মুসলমানদের প্রতি উপদেশ দান । মুসলমানগন তখন শাসক গোষ্ঠিতে পরিনত হয়েছিল, তাদের 
হাতে ছিল শাসন-শক্তি। আর ক্ষমতার নেশাই জাতি সমূহের জন্য প্রায়ই গোমরাহীর কারণ হয়ে থাকে । তাদের 
মযলুম অবস্থার অবসান হচ্ছিল এবং তদাপেক্ষাও কঠিন পরীক্ষার অধ্যায়ে তারা পদক্ষেপ করছিল। এই জন্য 
তাদের সম্বোধন করে বার বার এই উপদেশ দান করা হল যে, তারা যেন সুবিচার ও ইনসাফের উপর দাড়িয়ে 
থাকে। পূর্ববর্তী আহলি-কিতাবদের অবলঙ্কিত আচরণ হতে যেন দূরে সরে থাকে । আল্লাহর আনুগত্য, হুকুম- 
(| বরদারী এবং তার আইন মেনে চলার যে প্রতিশ্রুতি তারা দিয়েছে তার উপর যেন তারা দৃঢ়ভাবে কায়েম থাকে; 
চুন| ইয়াহুদী ও খৃষ্টানদের ন্যায় তা ভংগ করে অনুরূপ পরিণতির সম্মুখীন যেন না হয় । নিজেদের যাবতীয় কাজকর্মে, 


পট| সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে যেন তারা আল্লাহর কিতাবকে যথাযথ মর্যাদা সহকারে অনুসরণ করে চলে এবং 


রর মুনাফেকী আচরণ যেন তারা বর্জন করে। 

: (৩) ইয়াহুদী ও ঈসায়ীদের প্রতি উপদেশ দান । ইয়াহুদীদের শক্তি এক্ষণে চূর্ণ হয়েছিল এবং আরবের 
চ| উত্তরাঞ্চলের প্রায় সমগ্র ইয়াহুদী আধ্যুষিত জনপদ মুসলমানদের অধিকারতুক্ত হয়েছিল। এই সময় তাদের 
[| অনুসৃত ভ্রান্ত নীতি সম্পর্কে তাদেরকে আর একবার হুশিয়ার করে দেয়া হয়। এবং তাদেরকে সত্যের পথ 
লী অসনুসরণ করার দাওয়াত জানানো হয়। উপরন্তু হোদায়বিয়ার সন্ধির কারণে সমগ্র আরব ও নিকটবর্তী 
লা জাতিসমূহে ইসলামের দাওয়াত প্রচারের সুযোগ ঘটেছিল, এই জন্য ঈসায়ীদেরকেও সম্বোধন করে বিস্তারিত 
| ভাবে তাদের আকীদার ভুল-্রান্তি জানিয়ে দেয়া হল। তাদেরকে আখেরী নবীর প্রতি ঈমান আনার আহবান 
| জানানো হল। প্রতিবেশী রাজ্য সমূহে অবস্থিত মূর্তি-পূজারী ও মজুসী (অগ্নি-পূজারী) জাতিসমূহকে সরাসরি 


নি ৮৬5 dM LAL যেসব 


hl টি (11) Ua 


ষোল তার রুকু (সংখ্যা) 


Osis ০৯৮ 10১) 


অতীব মেহেরবান দয়াময় তে নথ) 
24% 5 ১১2 5ছ 24 পপি | 5 A f- 
একা ৯১১৪৯ PN Bol LS ৷ ও 


৮৪০ ১১৯৮১, ৮ ঈমানএনেছে 


১৪ ৫5 08 ৬৪) 249 ad 


নু নয় তোমাদের নিকট বর্ণিত হচ্ছে যা এব্যতীত টি যা I 
রী 92:55:16 SIL ৮41৫ 955 MEE 

OL 2) 6) ৮০১৮ দি ৩ ৬০৮ 
রা তিনি চান যা আদেশ করেন আল্লাহ নিশ্চয়ই এহরাম অবস্থায় পা যখন শিকার 2) 


অর্থাৎ সেই সীমা ও নিয়মগুলি পালন কর যা তোমাদের প্রতি নির্দেশ করা হয়েছে। 

“আন*আম' (গৃহপালিত চতুস্পদ পশু) শব্দটি আবরী ভাষায় উট, গরু, ভেড়া ও ছাগল বুঝাবার জন্য 
ব্যবহৃত হয়। আর বোহিমাত শব্দটি সব রকমের বিচরণশীল চতুষ্পদ জন্তু সম্পর্কে ব্যবহৃত হয়। “গৃহ- 
পালিত-ধরনের বিচরণশীল চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হল'- একথার অর্থ হচ্ছেঃ সক'ল 
বিচরণশীল জন্তু যা গৃহপালিত প্রকৃতির তা সবই হালাল । অর্থাৎ যারা খোলস ছাড়েনা, যা জন্তু খাদ্যের 
পরিবর্তে উদ্ভিদ খাদ্য হণ করে এবং অন্যান্য পাশব বৈশিষ্ট্যের দিক দিয়ে আরবের গৃহপালিত চতুষ্পদ 
জন্তুর সংগে সাদৃশ্য রাখে। নবী (সেঃ)-এর সেই নির্দেশে এর ব্যাখ্যা পাওয়া যায় যার দ্বারা তিনি হিংস 
পশুও শিকারী পক্ষী এবং মৃত ভক্ষণকারী সব কিছুকে হারাম বলে গণ্য করেছেন। 


1 
i 
রি 
El 
তি 
রা 


২৩৩০ 


ৃ আল-মায়েদা- ৪ ১০৭ পারা-৬ 


টিপি টিস RLM RRR RONAN RE nml 


55 45) AES রও ক 122 
ES নিদর্শনসমূহকে ০৯৯০৮ রি রে মি ১ 
| ক (৬৮) দ) 5 ভি ষ্ঠ s ৫১ টু 


না এবং কোরবানীর পশুকে টা এবং কোন হারাম মাসকে 


0545 Ps এ এ ই 
মিনি HY: 


ও লি 


২. হে ঈমানদারগণ, আল্লাহ-পরস্তির নিদর্শনসমূহের প্রতি অসম্মান প্রদর্শন করো নাও । হারাম মাস-সমূহের কোন চু 
শব মাসকে হালাল করে নিও না! কোরবাণীর জন্তু-জানোয়ার গুলির উপর হস্তক্ষেপ করো না, সে সব জন্তুর উপর নি 
টু হস্তক্ষেপ করো না যে সবের গলদেশে আল্লাহর নামে মানতের চিহ্ন স্বরূপ পট্টি বেধে দেয়া হয়েছে। সেই সব Be 
টম লোককেও কোনরূপ কষ্ট দিওনা যারা নিজেদের পরোয়ারদিগারের অনুগ্রহ এবং তীর সন্তোষ লাভের সন্ধানে পবিত্র [ 
সম্মানিত ঘরে (কাবা) যাচ্ছে। ন 


£] ৩... প্রতিটি জিনিস যা কোন আদর্শ, বিস্বাস, চিন্তা-ধারা, কর্ম-পদ্ধতি বা কোন জীবন-ব্যবস্থার প্রতিনিধি 


করে তা তার 'শেয়ার'বা প্রতীক-চিহ্ন নামে অভিহিত হবে। কেননা তা তার জনা চিহ্ন বা নিদর্শনের কাজ . 
করে। রাষ্ট্রীয় পতাকা, ফৌজ ও পুলিশ প্রভৃতির ইউনিফরম - নির্দিষ্ট পোষাক, মুদ্রা, নোট ও ষ্টাম্প 
সরকারসমূহের নিদর্শন বা প্রতীক চিহ্ন । গীর্জা, বলিদানের স্থান, ক্রুশ খৃষ্টান ধর্মের নিদর্শনসমূহ। টিকি, 
পৈতা ও মন্দির ব্ৰাহ্মণ্য ধর্মের চিহ্ন । মাথার ঝুটি, হাতের বলয় ও কৃপাণ ইত্যাদি শিখ ধর্মের প্রতীক-চিহ্ন 
সমূহ। হাতুড়ি ও কাস্তে কমিউনিজমের নিদর্শন । এসব মত ও পথই নিজ নিজ অনুসারীদের কাছে নিজ 
নিজ নিদর্শন-সমূহের প্রতি সম্মান প্রদর্শনের দাবী রাখে। যদি কোন ব্যক্তি কোন কোন মত- ব্যবস্থার 
কোন একটি প্রতীক চিহ্নের প্রতি অসম্মান প্রদর্শন করে তবে তার দ্বারা এটাই প্রমানিত হয়ে যে সে উক্ত 
ব্যবস্থার প্রতি শত্রুতা পোষণকারী এবং তার অসম্মান, প্রদর্শন সেই শত্রুতা পোষণেরই লক্ষণ । আর যদি 
সেই অসম্মানকারী নিজে সেই ব্যবস্থার অনুসারীদের একজন হয় তবে তার এই কাজের অর্থ হবে সে তার 
অনুসৃত ব্যবস্থার প্রতি বিশ্বাস হারিয়েছে এবং এখন সে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। শা*আয়ের 
আল্লাহ বলতে সেই সমস্ত প্রতীক - চিহ্ন ও নিদর্শণকে বুঝায় যা শেরেক, কুফর ও নাস্তিকতার প্রতিকুলে 
শুদ্ধ আল্লাহ পরস্তির মত ও পথের প্রতিনিধিত্‌ করে। 


2 ৮১১৮০ 


A oo ভু 26১৩ 28 ৩৫ 
টু হতে তোমাদের তারা বাধা (এ কারণে) কের ডে হু 
; ৮৫ $$. 81 র্ ১ & ৩. > < ; 
পন সপ : 


১১১৩ ৫:20) 0,১৫0 12) £ 96৩20: 


আল্লাহ নিশ্চয়ই আল্লাহকে ০ 


রি এহরামের অবস্থা শেষে হয়ে গেলে অবশ্য তোমরা শিকার করতে পার; আর দেখ, [ 
্ একদল লোক যে তোমাদের জন্যে ‘মসজিদে হারামের" পথ বন্ধ করে দিয়েছে, সে জন্যে তোমাদের ক্রোধ যেন x 
টু তোমাদেরকে এতদুর উত্তেজিত করে না দেয় যে, তোমরাও তাদের মোকাবিলায় অবৈধ বাড়াবাড়ি শুরু করবে৪ । | 
নু] হা, যেসব কাজ পূণ্য ও আল্লাহর ভয়মূলক তাতে সকলের সাথে যোগাযোগ কর; আর যা গুনাহ ও সীমা-লঙ্গণের | 
ন] কাজ তাতে কারো একবিন্দু সাহায্য ও সহযোগিতা করো না। আল্লাহকে ভয় কর, কেননা, তাঁর দত্ত অত্যন্ত কঠিন। : 


কাফেরা সে সময়ে মুসলমানদের কাবা যিয়ারতে প্রতিবন্ধক সৃষ্টি করে তাদের হজ্ব করা থেকে বঞ্চিতকরে 
রেখেছিল । এই কারণে মুসলমানদের মনে এই খেয়াল দেখা দিল যে, যে সমস্ত কাফের গোত্রের হজ্জ- 
যাত্রাপথ মুসলিম অধিকৃত অঞ্চলের কাছে দিয়ে গিয়েছে তাদের হজ করতে যাওয়া আমরাও বাধা দেবো; 
ও হজ্জে মৌসুমে তাদের কাফেলাসমুহের উপর আমরা আকস্মিক আক্রমণ শুরু করে দেবো । কিন্তু 


আল্লাহতা'আলা এই আয়াত নাযিল করে মুসলমানদেরকে এই খেয়াল থেকে বিরত করেন। 


] ৩. তোমাদের প্রতি হারাম করে দেয়া হয়েছে মৃত জন্তু , রক্ত, শুকরের গোশত এবং সে সব জন্তু যা আল্লাহ ছাড়া | 


মূলে 'নোসোব' শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ £ এমন সব স্থান যা গায়রু্মাহর _ আল্লাহ ছাড়া অন্যের 
-নযর ও নিয়াযের জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে, সেখানে কোন পাথর বা কাঠের মূর্তি থাকুক বা 
না-থাকুক । আমাদের ভাষায় এর সমার্থবোর্ধক শব্দ হচ্ছে “আস্তানা বা ‘থান’- যা ফ্লোন বিশেষ বোজর্গ 
ব্যক্তি বা কোন দেবতা বা বিশেষ কোন মৃশরেকা-না বিশ্বাসের সংগে জড়িত। এরূপ কোন আস্তানায় 
যবেহ-করা পশুও হারাম । 


রঃ লালা 
i 22 প্রা SY 2 2৯০৫৩ ৮ ১৮ 
$ ৮১ 2৯) ৯) 57 টু HAL 2 ৮2 2 


তং 
রর 
তর 
3 দ্বীন (হিসেবে) ইসলামকে তোমাদের ও ও ইজ আমি সম্পূর্ণ 
টং জন্যে উ করলাম 


নিই সিএট GH 


পর 


আজ কাফেরগণ তোমাদের দ্বীন সম্পর্কে পূর্ণ নিরাশ হয়েছে । কাজেই তোমরা তাদেরকে ভয় করো না; 
বরং আমাকে ভয় কর৬। আজ আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্যে সম্পূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামত 
কলার পতি পণ করছ আর তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দ্বীন হিসেবে কবুল করে নিয়েছি৭। 


৬. ‘আজ’ বলতে এখানে কোন বিশেষ দিন বা তারিখ বুঝাচ্ছে না, বরং এর অর্থ সেই যুগ বা কাল যখন এই 
আয়াত নাযিল হয়েছিল । আমাদের ভাষায়ও বর্তমান কালকে বুঝাতে “আজ' শব্দ সাধারণভাবে ব্যবহৃত 
: হয়ে থাকে। ‘কাফেররা তোমাদের দ্বীনের প্রতি সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছে' -অর্থাৎ তোমাদের দ্বীন একটি 
স্থায়ী জীবন-ব্যবস্থার রূপ লাভ করেছে ও তা নিজস্ব সার্বভৌম ক্ষমতায় কার্যকরী ও প্রতিষ্ঠিত আছে। 
কাফেররা এ দ্বীনকে মিটাতে পারা সম্পর্কে সম্পূর্ণ নিরাশ হয়ে গিয়েছে। তারা এ সম্পর্কেও নিরাশ হয়েছে 
যে তারা তোমাদেরকে পূর্বতন জাহেলিয়াতের দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং তোমরা তাদের 
ভয় করো না বরং আমার ভয় কর। অর্থাৎ এই দ্বীনের নির্দেশ ও এর আইন-“উপদেশ অনুযায়ী কাজ করার 
ব্যাপারে এখন কোন কাফেরী শক্তির প্রভূত, আধিপত্য, বল-প্রয়োগ ও প্রতিবন্ধকতার বিপদ সম্ভাবনা আর 
নেই । এখন তোমাদের আল্লাহর প্রতি এই ডর রাখা উচিত যে- আল্লাহর হুকুম-আহকামের পালনে এখন 
যদি তোমরা কোন অবহেলা কর তর্বে তোমাদের কাছে তেমন কোন ওযর থাকবে না যার ভিত্তিতে 
তোমাদের প্রতি কোন নরম ব্যবহার করা যেতে পারে। 
দ্বীনকে সম্পূর্ণ করে দেয়ার অর্থ এক স্বয়ং-সম্পূর্ণ ও স্থায়ী চিন্তা ও কর্ম-ব্যবস্থা এবং এমন এক পরিপূর্ণ 
সভ্যতা ও সাংস্কৃতিক ব্যবস্থা রূপে স্থাপিত করা যাতে জীবনের যাবতীয় প্রশ্নের জওয়াব, সমস্যার সমাধান 
নীতিগত ভাবে বা বিস্তারিত খুটিনাটিসহ বিদ্যমান পাওয়া যাবে; এবং পথ-নির্দেশ ও আদেশ-উপদেশ 
লাত করার জন্য কোন অবস্থাতেই এর বাইরে হাত বাড়াবার কোন আবশ্যকতা দেখা দিবে না। “নিয়ামত 
সম্পূর্ণ করে দেওয়ার” অর্থঃ হেদায়াত বা জীবন-পথের ব্যবস্থা দানের কাজ সম্পূর্ণ করা। এবং 
£4 “ইসলামকে একটি দ্বীন হিসেবে কবুল করে নেওয়ার ” অর্থ ঃ তোমরা আমার আনুগত্য ও দাসত্ব করার পু 
রং যে স্বীকৃতি দিয়েছিলে, যেহেতু তোমরা তোমাদের চেষ্টা ও কর্ম-সাধনা দ্বারা তা খাটি আন্তরিক ও অকপট নু 
স্বীকৃতি বলে প্রমাণিত করেছ, সেজন্য. আসি“তাকে আমার মঞ্জুরী ও কবুলিয়তের মর্যাদা দান করেছি। র্‌ 
নি 


en লস রসি তে আল আল আসল বাটে ann ডে লি সি ও আজ পতি হাতি ১৪ 


ne Cn RMAC 0 CR RR RL CPR RE 
ah 


hr aoe wens 


টিটি 


fd 1 fl 


মি টু 
fd _ ই 
%]/ এখন, তোমাদের আমি কার্যতঃ এমন অবস্থায় পৌছে দিয়েছি যে, আমার ছাড়া অপর কারুর দাসত্‌ ও 
এল ১৮ প্লাজা জি প্রি জহি আজও ডাল জজ জা জজ জজ জু: বরন 


৯১৩১ ৪ ১১১ ৯ 


ও উঠ ০ রে সা জিরার 


নন তবে ছার ইচ্ছাকৃত ঝুকে নয় ক্ষুধার কারণে oo) had £ 


1৯, hah 4 2. 
২২ 


Ee ৪] ডিও ৬2৩৫ ৫১ dl: 


তাদের জন্যে হালাল করা ৮৮৭ 
হয়েছে শর) 


নি 2৮18 পরি বল 


এজ 
চার 
রঙ. 
ত 
5 
Pp) 
নি] 
এ 
টা 


আঃ 


আল জা 


টু তএব হালাল ও হারামের ঘে সব বি -নিষেধ তোমাদের প্রতি আরোপ করেছি 

রি পালন কর )অবশ্য যে ব্যক্তি ক্ষুধার কারণে বাধ্য হয়ে তার মধ্যে হতে কোন জিনিস খেয়ে ফেলে- 
577 88558807885158 

৪. লোকেরা জিজ্ঞাসা করে যে, তাদের জন্যে কি কি হালাল করে দেয়া হয়েছে? । বলঃ সকল পবিত্র জিনিসগুলো 
তোমাদের জন্য হালাল করা হয়েছে। 


আনুগত্যের শৃঙ্খলে তোমাদের গলা আর আবদ্ধ নেই। তোমরা আকীদা-বিশ্বাসের দিক দিয়ে যেরূপ 
মুসলিম হয়েছ, সেই ভাবে বাস্তব জীবনেও আমার ছাড়া কার্যতঃ অন্য কারুর অনুগত থাকার অনুকূলে 
কোন বাধ্য-বাধকতা বোধ করাও এখন আর তোমাদের পক্ষে উচিৎ নয়। 

ব্যাখ্যার জন্য দেখুন ঃ সুরা বাকারার টীকা নং ৫২। 

প্রশ্নকারীদের বাসনা এই যে- তাদেরকে সমস্ত হালাল জিনিসের বিস্তারিত বিবরণ জানানো হোক, যেন 
তারা সেগুলি ছাড়া প্রত্যেক জিনিসকে হারাম গণ্য করতে পারে। কিন্তু উত্তরে কুরআন হারাম জিনিসের 
বিবরণ দান করে সাধারণভাবে এই নির্দেশ দিয়ে ছেড়ে দিল যে, সমস্ত পবিত্র বস্তুই হালাল । এইভাবে 
প্রাচীন ধর্মীয়-ধারণা সম্পূর্ণ পরিবর্তিত হ'লো। প্রাচীন ধর্মীয়-ধারণা এই ছিল যে-সবকিছু হারাম, মাত্র 
সেই জিনিসগুলি ছাড়া যে গুলিকে হালাল বলে নির্দিষ্ট করে দেয়া হয়৷ এর প্রতিকূলে কুরআন এই নীতি 
স্থির করে দিল যে, যেগুলি হারাম বলে নির্দিষ্ট করা হয় তাছাড়া সব কিছুই হালাল । হালালের জন্য পাক 
ও পবিত্র হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। এর উদ্দেশ্য কোন নাপাক ও অপবিত্র জিনিসকে যেন হালাল 
করার চেষ্টা না করা হয়। এখন প্রশ্ন উঠে, কোন জিনিসের পাক-পবিত্র হওয়া কেমন করে নির্ণয় করা 
হবে? তার উত্তর হচ্ছে £ শরীয়তের কোন নীতির ভিত্তিতে যে বস্তুকে নাপাক স্থির করা হবে, ৰা সুস্থ 
রুচি-বোধ যে সব জিনিসের প্রতি ঘৃনা পোষণ করবে অথবা সুসভ্য শালীনতাবোধ-সম্পন্ন মানুষ যেসব 
জিনিসকে সাধারণতঃ নিজের স্বাভাবিক পবিত্রতা ও পরিচ্ছন্নতার অনুভূতির বিপরীত বোধ করবে সেগুলি 
ছাড়া সবকিছু পাক-পবিত্র ব'লে মনে করতে হবে। 


সহ 


NTE TET 
fH 


ছি নব সে! 


EL RE ARR FRE FESR WR র রস পি টির 
৮ অ 


৪৯১১১ ৪ ১১২ . পারা-৬ 


EE 


মধ্যহতে 


E ~ মি ছি ৮৫ ৯৫5 | 
ছে নাম (ছাড়ার সময়)এবং তোমাদের তারা ধরে ভাহে তোমরা অতএব আল্লাহ ২৬ তাহতে রি 
ন সণ কৰে জন্য নর 
রঃ (০১০০ 7 ৪১০ 2) 6) 1461 4 ৪ টে 21 


হিসাব (গ্রহণে) তৎপর আল্লাহ নিশ্চয়ই আল্লাহকে ১ চিট 


এবং যে সব শিকারী জন্তুকে তোমরা শিক্ষিত করে নিয়েছ- যে সবকে আল্লাহর Pe 
| দেয়া ইলমের ভিত্তিতে তোমরা শিকার করার নিয়ম শিক্ষা দিয়ে থাক- তারা যে সব জন্তুকে তোমাদের জন্যে ধরে চু 
£] রাখবে তাও তোমরা খেতে পার১০ । অবশ্যই তার উপর আল্লাহর নাম নিতে হবে ১১। আল্লাহর আইন ভংগ করাকে নু 
নি ভয় কর, হিসাব নিতে আল্লাহর কোন দেরী লাগেনা । 2 


£4 ১০. “শিকারী জস্তু' বলতে বুঝায় ঃ কুকুর, OO EEE ECE OOS HB 

es শিকার করার কাজ করে থাকে তা সবই । শিক্ষা দেওয়া জন্তুর বিশেষত্ব এই যে, তারা'যাঁঁকিছু শিকার 
করে সাধারণ হিংস্র জন্তুর মত- তারা তা দীর্ণ করে ভক্ষণ করে না; বরং নিজ মালিকের জন্য তা ধরে i 

রাখে । এই কারণে সাধারণ হিংস্র জন্তুর দীর্ণ-করা জন্তু খাওয়া হারাম, কিন্তু শিক্ষিত শিকারী জন্তুর শিকার ' | 

হালাল। is 

অর্থাৎ শিকারী জস্তুকে শিকারের উদ্দেশ্যে ছাড়ার সময় ‘বিসমিল্লাহ’ বলে ছাড়ো । আলোচ্য আয়াত খেকে 

এ মসলাটি জানা গেল যে, শিকারী জন্তুকে শিকারের উদ্দেশ্যে পাঠাবার সময় আল্লাহর নাম লওয়া 

জরুরী । এরপর শিকার যদি জীবস্ত অবস্থায় হস্তগত হয় তবে পুনরায় তাকে যবেহ করা চাই, আর যদি 

জীবন্ত না পাওয়া যায় তবে তা যবেহ ছাড়াই হালাল হবে; কেন না শুরুতেই শিকারী জন্তু ছাড়ার সময় 

আল্লাহর নাম লওয়া হয়েছে। তীর দিয়ে শিকার করার হুকুম এবং বিধিও অনুরূপ । 


: এ $ SSB 2 ৩ ৩2 221 
Eh 5 ১ 2৬৬ $ এ bs 4 ; 
| পুত বা | 
১9 ২০:১০ 02 ৩০৩০ 5 Ss) 2 ৪ 
টু] দেওয়াহয়েছে যাদেরকে ৬৭ রি এবং  মু'মিনাদের মধ্যহতে :: 
০55 ০55 ৬৮৫ 5 তি, ৩ 5 টী 
রর বিবাহকারী হিসাবে তাদের মোহরগুলো _ তাদের তোমরা দাও ০ বন রি ক রর 
yo (398, দ্য 2 868 ঠা টু 


গ্রহণকারীহিসাবে না এবং বাঁভিচারী হিসাবে নয় 


মু] ১২. আহলি-কিতাবের খাদ্যে তাদের যবেহ করা জড়ুও শামিল রয়েছে। আমাদের জন্য তাদের ও তাদের 
জন্য আমাদের খাদ্য হালাল হওয়ার অর্থ এই যে, খাওয়া দাওয়ার ব্যাপারে তাদের ও আমাদের মধ্যে 
কোন বাধা-নিষেধ ও কোন প্রকার ছুতমার্গের ব্যাপার নেই । আমরা তাদের সংগে খেতে পারি ও তারা 
আমাদের সংগে খেতে পারে। কিন্তু এই সাধারণ অনুমতি দেওয়ার পূর্বে এই বাক্যাংশের পুনরুল্লেখ করা 
হয়েছে যে, “তোমাদের জন্য পাক-পবিত্র জিনিস হালাল করে দেওয়া হয়েছে” | এর থেকে জানা গেল 
আহলি-কিতাবগণ যদি পবিত্রতা ও ‘পাকি’ সম্পর্কীয় সেই সকল নিয়ম-কানুন পালন না করে যা 
শরীয়তের দৃষ্টিতে আবশ্যকীয়; কিংবা তাদের খাদ্যে যদি হারাম জিনিস শামিল থাকে, তবে তা গ্রহণ 
করা যাবে না । উদাহরণ স্বরূপ, যদি তারা আল্লাহর নাম না নিয়ে কোন জন্তু যবেহ করে বা তার উপর 
ঢঃ আল্লাহর নাম ছাড়া অন্য কারো নাম নেয় তবে তা খাওয়া আমাদের জন্য বৈধ হবে না। 
রী ১৩. এখানে ইয়াহুদ, ও নাসারা অর্থাৎ খৃষ্টানদের কথা বলা হয়েছে। কেবল তাদের মেয়েদের বিবাহ করার 
অনুমতি দেয়া হয়েছে। সেই সংগে এই শর্ত আরোপ করা হয়েছে যে তাদের ‘মোহসিনা’ অর্থাৎ সুরক্ষিতা 
নারী হ'তে হবে অর্থাৎ তারা আওয়ারা (অবাধ-উৎ্শৃঞ্খল) হবে না। এবং পরবর্তী বাক্যাংশে এ চু 
DOD ed ol dni RL bi Lalla ASA না নষ্ট করে ফেলাহয়। |: 


সুরা আল-মায়েদা- ৪ ১১৪ | পারা-৬ 


3 % ১১৫৮৮ উপ ৪৯ ৩ 5 


পা এবং তার কাজ রহিল ভুলে ০৫ হি যে এবং 
এ 
1, RS 191 1১০৫ 


3 & ৫১৪1 5 পি 9.৮ ৫ 8৯৮) 


কনুইগুলো পর্যন্ত তোমাদের হাতগুলো ও 75 তোমররধ'বে তথন 
| 2 লা 


হিস ৫] এ ১১%% 1 টি 


যদি এবং গোড়ালীদ্বম পর্যন্ত তোমাদের পাগুলো ও তোমাদের মাথাগুলো তোমরা মসেহ করবে ও 


(৬৮2৮5 23 A 136৮৩ 


উপর বা পীড়ত, তোমরা হও Fe এবং 


1251 


সস পট দিনা 


180, 
আত সা জা) 


এছ 


০0218 CD BOAO OB COBB ID ION CB BCD রে জা জজ পা জং রং 


পৰিত হবে 
ee 27! 24 শা? ৮ ৬ মা 2 ৬ বটি রি 20 পূর্ত 
msl bl ৩০ ০4 ৮৩ 2১৮৭ 


তোমরা স্পর্শ কর বা পায়খানা হতে তোমাদের মধ্যে কেউ আসে বা সফরে 
(মলমূত্র ত্যাগকরে) 


যে কেউ ঈমানের নীতি অনুযায়ী চলতে অস্বীকার করবে তার জীবনের 

সমস্ত কাজ নিষ্ফল হয়ে যাবে এবং পরকালে সে দেউলিয়া হবে। 

2 তোমরা যখন নামাযের জন্যে উঠবে, তখন তোমরা নিজেদের মুখমন্ডল এবং কনুই পর্যন্ত হাত 
ধৌত করবে, মাথার উপর হাত ঘুরাবে এবং পা গোড়ালী পর্যন্ত ধুবে১৪, অপবিত্র অবস্থায় থাকলে গোসল করে 
পবিত্রতা অর্জন করবে । আর যদি রোগাক্রান্ত হও, পথে-প্রবাসে থাক, কিংবা তোমাদের কোন লোক মলমুত্র-ত্যাগ 
করে আসে, অথবা তোমরা যদি নারীকে স্পর্শ কর 


ANY রস র হল এ এস RDA BID এসে রনি EDN 


5 
2 
৪ 
i) 
জা. 
a 
ie 
In] 
Re 


১৪. নবী করীম (সঃ) এই নির্দেশের যে ব্যাখ্যা দান করেছেন তার থেকে জানা যায় যে, মুখ-মন্ডল বৌত 
করার মধ্যে কুলি করা ও নাক পরিচ্ছন্ন করাও শামিল আছে। এ না করলে মুখমন্ডল ধৌত করা সম্পূর্ণ হয় 
না । কান যেহেতু মাথারই একটি অংশ সেই জন্য মাথা মাসেহ করার মধ্যে কানের বাহির ও তীতর দিক 
মাসেহ করাও শামিল আছে। অযু শুরু করার পূর্বে হাত দুটি ধৌত করাও আবশ্যক, কেননা যে হাত দ্বারা 
hh ie Wl Sa Ve hha UD eh El MiB 


নানা 


শিকল 


TOT T 
CR 


হে 


ks tl 8 ১১৫ পারা-৬ 
-9 Pr < 
EE) ৬৬ 


তোমরা তবে 
তায়াম্মুম করবে 


সর 


I ann জা) জু) 0, EE রা আআ. 


ও টিপি তোমরা তাই 
মসেহকত্পবে 


সপ তর রত ৮6 তে 
2:৩৩ ০৩ oa 


কোন তোমাদেরউপর রাখতে 


2 I At 2৫2 ৬৬ 5 
৫৬ 
ৰ ৩2” XS ৫০ 


তোমরা যাতে রর রা পূর্ণকরতে 


Et 29879 ? ৮5 &) LS 


তত ও তোমাদের উপর আল্লাহর নিয়ামতের 
গা 


2 
১0 রত 4 তাত রত পাও ৯৬ |) | 
১৮1 2 (০০৮৮ রে 
তোমরা ভয় এবং “আমরা মানলাম ও আমরা শুনলাম” ভোরে 
কর 


পেটের 


শিরশির 


) আজ) 8, আ। জা) টি) আ) জে) হা) হা) জং টড জিও জে, 8১ চে) জে) চা) | TTI জে) রে) ডা) | 
7 জো? RL ? পা? ছা রা) জা, 8 উজ জং পা? জি) জা, ভা পা ॥ 


এ 
el 
te 
৪ 
না 
| 
al 
তা 
মা ০৪ 
ছু 
রঃ 
[ 
চি 
নী 
চু. 
১৯ 
nl 
টু 
[১৪ 
না, 
. টি 
La 
. শি 
a. 
LB 
ww 
০৪ 
টি 
জা. 
০৪ 
ক 
রর 
টি 
4 জী 
এ, 
০৪ 
০ 
লি 
ll. 
RL) 
LR 
a 
ই, 
হি 
এ. 
রি El) 
এ. 
LB 
Lak 
নি 
নি 
8 
ml 
রর 
রি 
রি 


আর যদি পানি পাওয়া না যায়, তা হলে পাক মাটির দ্বারা কাজ সম্পন্ন করতে হবে । তার উপর হাত রেখে 
নিজেদের মুখমন্ডল ও হস্তদ্বয় মসেহ করে নাও১৫ । আল্লাহ তোমাদের জীবনকে সংকীর্ণ করে দিতে চান না। তিনি 
এই চান যে, তিনি তোমাদেরকে পবিত্র করে দিবেন এবং নিজের নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিবেন; 
সম্ভবত তোমরা শোকর আদায়কারী হবে! 
৭. আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার কথা স্মরণ রাখো । তিনি তোমাদের নিকট হতে যে পাকা- 
পোখতা প্রতিশ্রুতি নিয়েছেন তা ভুলে যেওনা- অর্থাৎ তোমাদের এই কথা- “আমরা শুনলাম ও মেনে নিলাম” । 


আল্লাহকে ভয় কর, 
ডি tes বানি a ETE 
১৫ সূরা 'নিসার' ৪১ও ৪৩ নং টীকা দ্রষ্টব্য । 


গে চন্য ত্ত্হস্হর হা 


টি হাত জার 


Ca, me. 


০ 
জর 
১) 
প্র 
রন 
} 


225 


জি 


টিটি 


}) 


শি ২০ শি tO 


1 al lo, EEG ৩] 
অন্তরসমূহের অবস্থা সম্পর্কে Bl 


দা 


৫৫ ডি ১৫ 9 | 
৪5৬৪! ১৩ | (১ 2? ৩ 
তা পে তল তোমরা ইনসাফ যে এ) কোনজাতির বিদ্বেষ 


Io ad ও 1 Ul 5 s Z| 2 রি 7৯55) 
ৃ তোমরা কাজ কর els Ea আল্লাহ নিশ্চয়ই আল্লাহকে তোমরা ভয় এবং তাকওয়ার ক্ষেত্রে 


5125 AEE 


কাজ করে ও ঈমান আনে (তাদেরকে) আল্লাহ ওয়াদাকরেছেন টু 
যারা দই 


রত এর. 25) EC 
৩৫৯2 0০৮ এই ৪ 
f বিরাট প্রতিফল ও 
(এ) 


2 এসব মোক আমাদের আয়াত ই 
গুলোকে গত 


রি 


৪] নিশ্চয় আল্লাহতা'আলা লোকদের মনের কথা ভাল করেই জানেন। 6 
jv. হে ঈমানদার লোকেরা আল্লাহর ওয়াস্তে সত্য নীতির উপর স্থায়ীভাবে দভারয়ান ও ইনসাফের সাক্ষ্মদাতা হও। pS 
{ কোন বিশেষ দলের শত্রুতা তোমদেরকে যেন এতদূর উত্তেজিত করে না দেয় যে, (তার ফলে) ইনসাফ ত্যাগ করে [8 
৫ ফেলবে ৷ ন্যায় বিচার কর। বস্তুতঃ আল্লাহ-পরস্তির সাথে এর গভীর সামঞ্জস্য রয়েছে। আল্লাহকে ভয় করে কাজ র্‌ 
ন করতে থাক ৷ তোমারা যা কিছু কর, আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন। :ং 
2] ৯. যারা ঈমান আনবে ও নেক কাজ করবে তাদের প্রতি আল্লাহর এই ওয়াদা যে, তাদের ভুল-ভ্রান্তি মাফ করে [ 
£4 দেয়া হবে এবং তারা বড় প্রতিফল পাবে। নর 
তু ১০. কিনতু যারা কুফরী করবে এবং আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা মনে করে অমান্য করবে তারা জাহান্নামী হবে । 


তর ৫৫481 ৫০ ৫201041541৫ টা রর 
তোমাদের উপর দেনা ক স্বরণ কর ঈমান এনেছ যারা ওহে 


৮ রি তা ৩০ 


নিবৃত্ততখন Mele Bs তোমাদের দিকে সম্প্রসারিত করবে যে 
গুলোকে 0 EET 


a“ SLD খে 
নিলেন নির্ভর করা উচিত আল্লাহরই উপর এবং আল্লাহকে রত এবং 
পুর্ণ ৫ As 2 নার 


১৮ । ৩৬ ৩৩ 5 


ইসরাঈলদের ক অংগীকার আল্লাহ নিয়েছিলেন নিশ্চয় এবং 


BENE, RB, 
8) জে) জা। জা আে। জা) | 


PA টি 


নিন 


uuu, জা জং AA EE, জা) হা জা) হা) জা হা) জা। KE, জা, আআ) আও জা, |) | 


রজার জাজ) জা 

পপ পপর আপ আট লিনি পর িএ 
WTF 
০ 


জা জা, 


গজ 
এজ 
এআ) 
a-( 
Lah 
ha 


Re উপর পড়া হতে ফিরিয়ে দিলেন NES DEANE HEL SU OLS HE bf the 
আল্লাহর উপরই ভরসা করা আবশ্যক । 


rT aaa PD 


as Ed) HE 


£! নিযুক্ত করেছিলেন। তাদেরকে তিনি বলেছিলেনঃ আমি তোমাদের সংখেই রয়েছি। 


এখানে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের (রাঃ) বর্ণিত একটি ঘটনার দিকে ইংগিত করা হয়েছে। 
ইয়াহুদীদের একটি দল নবী করীম (সঃ) ও তীর বিশেষ বিশেষ সাহাবীদের এক ভোজনের আমন্ত্রণ 
করেছিল, এবং গুপ্তভাবে এই ষড়যন্ত্র করেছিল যে, আকস্মিক ভাবে তাদেরকে আক্রমণ করে ইসলামকে 
সম্পূর্ণরূপে মিটিয়ে দেয়া হবে। কিন্তু যথাসময়ে আল্লাহর অনুগহে এই ষড়যন্ত্রের কথা রসূলে করীম (সঃ) 
জানতে পেরেছিলেন ও নিমন্ত্রণে তারা উপস্থিত হননি । 

'নকীব' এর অর্থ পর্যবেক্ষক ও অনুসন্ধানকারী ৷ বনী-ইসরাঈলের বারোটি গোত্র ছিল, আল্লাহতা'আলা 
তাদের প্রত্যেকটি গোত্রের একজন নকীব সেই গোত্রের লোকদের মধ্য থেকেই নিযুক্ত করার নির্দেশ 
দিয়েছিলেন, যেন সে সংশ্লিষ্ট গোত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখে ও তাদেরকে 'বে-হ্বীনী' ও অসচ্চরিত্রা তা 
SLE LAL 


wanna een aaa aan ann ne ead 


ID 


না জের তা ত ৪৮০1 রও নি is 


তোমরা আদায় কর ও 


০০০০৭ 


এ 
ho 


LP CRE PC PC CR Dole BCH 


জান্নাতে তোমাদের প্রবেশকরাব অবশ্যই এবং কিনে তোমাদের বি SEE 


পা প্র রর 2/4 2124, AU ক 
২০১ ৩৩ ৫৮ ০ তি Gos 952 (১ 
এর পরেও কুফরী যে অতঃপর ঝর্ণাধারাসূহ  তারপাদদেশে প্রবাহিত হয় 
0৫ 


EP EE AE Ca a ET a A TEC BE 


da pal wa a a us 


AR, COR, HCN CR, 0nd, nl, oe ne JRC 


ay) 


পর্পে ৫ | 2 এপ ১৪০৪ 722 524. 2 
৯ ৬৬ এ ow 
25 পয টি ? oe 76 ee 


কঠিন তাদের অন্তরসমূহকে আমরা করেছি ও তাদের লানত করেছি উর 
আমরা 


FY 


পপি 


সপ 
রা) ঢা জে 


BR) 
[০ 


টি এজ তিনি nae en eee enn 


তোমরা যদি নামায কায়েম রাখ, যাকাত দাও এবং আমার নবীদেরকে মান্য করতে, তাঁদের সাহায্য 
এবং শক্তিবৃদ্ধি করতে, এবং তোমাদের আল্লাহকে ভাল খণ দান করতে থাক তবে নিশ্চিত বিশ্বাস রেখো- আমি 
তোমাদের অন্যায় কাজ ও দোষ-ক্রুটি তোমাদের হতে দূরীভূত করে দিব এবং তোমাদেরকে এমন সব বাগীচায় 
বসবাস করাব যার নিন্মদেশ হতে ঝর্ণাধারা সমূহ প্রবাহিত হতে থাকবে। কিন্তু তার পর তোমাদের মধ্য হতে যারা 
কুফরীর পথ অবলম্বন করেছে তারা সত্য-সঠিক ১৮ পথ হারিয়ে ফেলেছে। 
১৩. অতঃপর তাদের নিজেদেরই ওয়াদা ভংগ করাই ছিল তাদের (বড়)টঅপরাধ যে কারণে আমরা তাদেরকে 
নিজের রহমত হতে বহুদূরে নিক্ষেপ করেছি এবং তাদের দিল শক্ত করে দিয়েছি । 


আট De COC PCC DRS De DR: ls PCC RC DL DAC, RC, I RE Dy Cm DR wa 


9 


Bad Pl Bal 


১৮. 'সাওয়া আসসবীল’ এর অর্থঃ গন্তব্যে পৌঁছাবার জন্য যথারীতিভাবে লিখিত রাজপথ ৷ তা হারিয়ে ফেলার 
অর্থঃ সে রাজপথ হারিয়ে মানুষের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র পায়ে মাড়ানো পথে বিভ্রান্ত হয়ে চলা । 


টিসি 


EE me 
a 


এআ জজ আজ জজ জজ. জা ও ভা আও. ৩9. জলা ও জজ আজও জজ জজ আপ আপ জড় ৮৪ জা আর জা ক জা জজ জজ. 


সুরা আল-মায়েদা- ৪ ১১৯ _পারা-৬ 


Te 


| Se 


তার (প্রসংগ) স্থান থেকে কথাকে NE 


J I ০৮ yd |» 


এবং যেব্যাপারে তাদেরউপদেশ 


‘arse রে নে 


Cee তত তরল তে আস 


ছে নিই 


B.A, 2.) জজ) হা, a ও জং 


(111 দের 


পরের হা বাট টা; i আমরা নিয়েছিলাম 
ব্যপারে দওয়া হয়েছিল নি ৮১৫১৫ 


‘355 BAY ঙ! Ls) 62৩৩] ০ 


দিন শত্রম্তা 


গর জা) জর ছে) চি) ভি) 


শট a 


টা 
এ 
এজ 
পি) 
জ. 
a 
এ 
এ] 
ঙ 


8] এখন তাদের অবস্থা এই যে, শব্দের উন্টা- পাল্টা করে মূল কথার নাড়া-চাড়া করে ফেলে। যে শিক্ষা তাদেরকে | 
বি দেয়া হয়েছিল তার অধিকাংশই তারা ভুলে গেছে এবং প্রায় প্রত্যেক দিনই তাদের কোন না কোন খেয়ানত ও বিশ্বাস্ত 
ঘাতকতার সন্ধান পাওয়া যায়, তাদের মধ্যে খুব কম লোকই এই দোষ হতে বেঁচে আছে, তোরা যখন এই অবস্থায় | 
পৌছে গেছে, তখন যে দুষ্টামী আর শয়তানীই তারা করবে, তার কোনটিই তাদের নিকট হতে অপ্রত্যাশিত নয়)। 
£4 কাজেই তাদেরকে ক্ষমা কর ও তাদের কাজ-কর্ম হতে দৃষ্টি ফিরাও। যারা ঈমানের নীতি মেনে চলে আল্লাহ তাদের 
ধু পছন্দ করেন। 
শি ১৪. এই ভাবে তাদের নিকট হতেও আমরা পাকা-পোখ্তা ওয়াদা নিয়েছিলাম যারা বলেছিল যে, আমরা নাসারা; 
ধু! কিন্তু তাদেরকেও যে সবক স্বরণ করায়ে দেয়া হয়েছিল তার একটি বিরাট অংশ তারা ভুলে গিছে। শেষ পর্যন্ত 
৪1 আমরা তাদের মধ্যে সকল সময়ের জন্যে চিরন্তন দুশমনী ও পারস্পরিক হিংসা-বিদ্বেষের বীজ বপন করে দিয়েছি। 


MPa a a a nae ana a! 


তা চিতা 3 


ডো 3৬ 
১0) 0৩ ৪পিশ্ছি 


কিতাব আহলি হে তারা বানাতে ছিল 


: 54 ES 5 EE CA Ef 


ছিলে যা উকি টিক) বা 25: আমাদের রসূল তোমাদের কাছে এসেছে নিশ্চয় দল 


৫6 ৩ চা হি 


{ তোমাদের কাছে দিশ উপেক্ষাকরে 


4 কি করতে ও বানাতেছিল তা তাদেরকে আনল্লাহতা'আলা 
শি জানিয়ে দেবেন। 


রঃ দেয় ১৯ তোমাদের নিকট আল্লাহর কাছ হতে রোশনী এসেছে, এমন একখানি সত্য প্রদর্শনকারী কিতাবও- ূ 
J ১৬. যার ছারা আল্লাহতা"'আলা তীর সন্তোষ-সন্ধানকারী লোকদেরকে শান্তি ও নিরাপত্তার পথ বলে দেয় এবং নিজ [ন 
টু অনুমতিক্ৰমে তাদেরকে অন্ধকার হতে বের করে আলোকের দিকে নিয়ে যায় ও সঠিক পথের দিকে তাদেরকে টু 
রী পরিচালিত করে । 
অর্থাৎ তোমাদের সেইসব চুরি ও খেয়ানত, যেগুলি প্রকাশ করে দেয়া সত্য দ্বীন কায়েম করার জন্য 
অপরিহার্য সেগুলি প্রকাশ করে দেন ও যেগুলি প্রকাশ করার কোন যথার্থ আবশ্যকতা দেখা দেয় না 
Ce SOE TOE তার জন্য পাকড়াও করেন না। 


ৰ ১৯. 


ও 9 পট এ 


টি: 
LY Sd 


24 Ad 2 A | € 5 
0! lol Ge Al of 
ধ্বংস করতে চান যদি কিছু মাত্র আল্লাহ হতে চু 

(LL / //2/ Pe 


শিপ পর ১ ০০ 5 ৫০৫1 5 2১০ টপ 


রম আল্লাহরই এবং সমস্তই bo তে যাকিছু জিনা Le আর 
শট জন্যে 

রা রা KEES রত দি ॥। ৫ 
রি কা ডি ও বীর ও রি রাজত্ব 


OHS i ৪ Ge & এ ১ ও 
ক্ষমতাবান কিছুর 


আল্লাহ এবং তিনি ইচ্ছা করেন যা 


: যদি মরিয়ম-পুত্র মসীহকে এবং তার মা ও সমস্ত পৃথিবীবাসীকে ধ্বংস করতে চান তবে তার এই ইচ্ছা হতে তাকে রর 
্ বিরত রাখার মত শক্তি কার আছে? আল্লাহ তো আসমান ও যমীন এবং তার মধ্যে অবস্থিত সমস্ত জিনিসেরই পু 
2] মালিক; তিনি যা কিছু চান তাই পয়দা করেন ২০ । তাঁর শক্তি প্রত্যেকটি জিনিসেরই উপর রয়েছে। হর 


অর্থাৎ মসীহ (আঃ) কেমলমার্রি বিনা-বাপে পয়দা হওয়ার কারণে তোমরা তাকে আল্লাহ বানিয়ে নিয়েছ, 
কিন্তু আল্লাহতা*আলা যাকে যেভাবে ইচ্ছা করেন সেই ভাবে পয়দা করেন। আল্লাহতা'আলা কোন বান্দাকে 
অসাধারণ ভাবে পয়দা করলেই সে আল্লাহ হয়ে যায়না । 


(রি 


ES ৬০৯৪ রর ১৫৬? SE 
ডি ৫. > ১২ 


তোমাদের গুনাহগুলোর তোমাদের আযাব কেন তবে 


জেতে 


Annie ad 


‘ena 


mn. 
শি 


ene me, RARE nnn MAA NCR 


ভেতর তেজ তে আলি সতহত তত তব 


ms 


yi) 


এ) রা ৪ 80 ঠা ১৬৮০] ০১০ 


চক 


of JO ও ৬ EE 


A 
a 
এ 
জা 
Pe 
সঙ 
a 
লি 
5) 
সা 
| 
a 
চে 
এ 
০. 
এ 
a স্ব 
সা 
. 
জজ 
ভা... 
সু 
প্র. 
জে 
=. 
RC) 
LES 
| 
a 
লজ, 
LE 
০. 
হন 
৩১৬৪ EH 
চা 
শে 
টি 
প্র 
টি 
LIES 
হি 
চা 
EL 
ml 
EN 


[£4 ১৮. ইয়াহুদ ও নাসারাগণ বলে যে, আমরা আল্লাহর সন্তান ও তাঁর প্রিয়পাত্র । তাদেরকে জিজ্ঞাসা করঃ তাহলে 
ধু আল্লাহ তোমাদের গুনাহ-খাতার কারণে তোমাদেরকে কেন শাস্তি দান করেন? প্রকৃত ব্যাপার এই যে, তোমরাও 
রী আল্লাহর সৃষ্টি অন্যান্য মানুষের মতই সমান মর্যাদার মানুষ । তিনি যাকে ইচ্ছে করেন মাফ করে দেন ও যাকে ইচ্ছে [8 
+E S60 Le CUAL McD ALA OLAS EMMA 


ই তোমাদের সামনে পেশ করছে- নী রীতির লা ভাছিল নী এই জন্যে ই 
তব এসেছে) যেন তোমরা বলতে না পরে যে, আমাদের নিকট কোন সুসংবাদ-দাতা ও ভয়-প্রদর্শনকারী আসেনি । চট 
অতএব দেখ, ET TT ্‌ 


৪০13 5 hs এ : 
মূসা চু 


তার জাতিকে 


পটি চি এ Se 


১০১ 25) OU) 


বিশ্ব জগতের 


22 CALAN টা €৫ তত 2 

১৩১) ৯) , 4 dll cS fe 

তোমরা ফিরো না এবং তোমাদের আল্লাহ 7858 যা 
টি 


4 ই a LALA 
€) ভি 


|] তোমাদেরকে যে নিয়ামত দান করেছেন তার অবশ্যই খোয়াল রেখো। তিনি তোমাদের মধ্যে নবী সৃষ্টি করেছেন, : 
টু] তোমাদেরকে শাসনকর্তা বানিয়েছেন, তোমাদেরকে এমন আরো অনেক কিছু দান-করেছেন যা দুনিয়ার আর কাউকে 
] ২১. হে আমার জাতীয় ভাইগণ! আল্লাহ তোমাদের জন্যে যে পবিত্র এলাকা লিখে দিয়েছেন২২ তাতে প্রবেশ কর, টন 
নখ পিছনে হটো না, অন্যথায় ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। i 


[4 ২১. অর্থাৎ যদি তোমরা এই সুসংবাদদাতা ও সতর্ককারীর কথা না মানো তবে মনে রেখো - আল্লাহতা'আলা টু 
চৰ সর্বক্ষম ও সর্বশক্তিমান । তিনি বিনা বাধায় যে কোন শাস্তি ইচ্ছা করেণ তোমাদের দান করতে পারেন। 
এখানে ‘ফিলিস্তিনের’ নসর-যমীনকে বুঝানো হচ্ছে। সে সময় ফিলিস্তিনের অধিবাসীরা কঠিন মুশরিক ও 
ৰদকার ছিল। বনী-ইসরাঈল মিশর থেকে বহির্গত হয়ে এলে আল্লাহতা'আলা এই ভূখন্ড তাদের জন্য 
1914554৯14১158-১৯১৯০১:৮৯4১১৮৪০৯১৪৭ 


ধা 


প্লসেখানেপ্রবেশ করবো কক্ষণনা সিরা এবং 


En (৫85 1০১২? 


নত সেখানথেকে তার! বের হয় যদি অতঃপর সেখানথেকে তারা বের হবে 


(পবন 
L, 8,8. জা) ও) জা জং 2) ভ। জা) টি uae. 
প্রা আজ তা ডা ভা) জজ জাজ জং Em 


নি ৩৩ lf ০2 ৬৬ ও (৫05৬১ 
প্রবেশকরবো 


যারা ও চি 


Ann mE, ASN 


সর 


জা উজ 


Car শত ছে টিসি রেসি wae nnn saad aa nes 


টন 
2. 
oy 
[০ 
র্‌ 
টা 
০ 
a 
Ld 
A) 
mL. 
a] 
রি 
ie] 
5 
a 
i 


Rn 


1 « 
eee nen 


২২. উত্তরে তারা বললঃ হে মূসা! সেখানে তো বড় বড় শক্তিমান ও প্রবল পারাক্রমশালী লোকেরা বাস করে, 
সেখানে আমরা কিছুতেই যাব না, যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যাবে। হ্যা, যদি তারা বের হয়ে যায় 
তবে আমরা তাতে প্রবেশ করতে প্রস্তুত আছি। 

২৩. এই ভয়-পাওয়া "লোকদের মধ্যে দু'জন লোক এমন ছিল যাদেরকে আল্লাহ নিজ অনুগ্রহে অভিষিক্ত 
করেছেন২৩ । তারা বললঃ“এই পরাক্রমশালী লোকদের মুকাবিলা করেই সেই শহরের দ্বারে প্রবেশ কর। তোমরা 
যখন ভিতরে পৌঁছে যাবে তখন তোমরাই নিশ্চিতরূপে জয়ী হবে । আল্লাহর উপর ভরসা রেখো, যদি তোমরা 
ঈমানদার হও”। 


(লি রশি রান গ্রামে 


স্নান ML nen nnn RRL 
CAB 


২৩. এই দুই বোযর্গের মধ্যে একজন ছিলেন হযরত ইউশা-বিননুন। হযরত মূসার (আঃ) পর তিনি তার 
খলিফা হয়েছিলেন । দ্বিতীয় ব্যক্তি ছিলেন হযরত কালেব। ইনি হযরত ইউশার দক্ষিন হস্ত স্বরূপ ছিলেন। 
চল্লিশ বৎসর যাবৎ বিভ্রান্ত হয়ে ভ্রমণ করার পর যখন বনী ইসরাঈল ফিলিঙ্ট্িনে প্রবেশ করে তখন হযরত 
মুসার আঃ) সাথীদের মধ্যে মাত্র এই দুই বোষর্গ জীবিত ছিলেন । 


আর) |) জা, জং 


1 । ॥ 1 প্রি 
শিশু না 


CM Dn Mem nC mB, nem me nC. men 


aD 


ছা 


0275 


হে সত মূসা হে (কিনতু এসঘেও) | 
4 ৫ চা 4.৫ 24 2 পু নন 
রি যা be) ১5 ৪1551 রি রি ঞে ৬ 
ন] নিয় িচর্ উভয়ে লড় অতঃপর তোমার রব ও তুমি যাও অতএব তার মধ্যে তারা থাকবে যতক্ষণ সি 
রর ৬:৫৫ ৩515 ৰ 
0 ০০ 08 ৪65৩৪ ০ 
রা আমি নিশ্চয় ie al সে বলল বসে থাকব : 
} 52: ৫ 20d 2 
দু 9০৮০ 41 ৩৫ 2 ৫৫ ৬ ১১৬ ভি 
রি (যারা) ও ৮১০৭ নো আমার ও আমার নিজের 
Ee 4১৩৬ পর্তে ৮ ৮5 এ» রা 5/% বে 
5 রর তি তত ১৯ ৮৪৪০০ 


5’ (৩৯৩১১ ৩ ্ ) 

5 তাদের উপর হারাম (করাহল) অতৃঃপর 
সণ সা রবে (গত) be 8 ডা, 
তা € ৮5 রি El রত ম্‌ | 
a Fa b 

EO oi) 2527 (৬২ S$ ১2১ 
a’ (যারা) (এসব) উপর দুঃখ করো না অতএব 

5 নাফরমান লোকদের 

রী ২৪. কিন্তু তারা আবার সেই কথা বললঃ “হে মূসা, আমরা তো তথায় কখনো যাব না যতক্ষণ তারা সেখানে | 
শর থাকবে। অতএব তুমি ও তোমার আল্লাহ উভয়েই যাও ও লড়াই কর, আমরা তো এখানেই বসে পড়লাম”। টা 
শর ২৫. তা শুনে মূসা বললঃ “হে আল্লাহ, আমার নিজের ও আমার ভাই ছাড়া আর কারো উপর আমার কোন ইখতিয়ার | 
ন] চলেনা । কাজেই হে আল্লাহ, তুমি এই না-ফরমান লোকদের সংস্পর্শ হতে আমাদেরকে বিচ্ছিন্ন ও আলাদা করে |? 
লন দাও” । in 
শী ২৬. আল্লাহ উত্তরে বললেনঃ ভালই উক্ত দেশ, চল্লিশ বছরের জন্যে এদের প্রতি হারাম (করে দেয়া হল), এরা | 
শর দুনিয়ায় নিরুদ্দেশ ঘুরে ফিরে ও হাতড়িয়ে মরবে । অতএব এই না-ফরমান লোকদের অবস্থার প্রতি কোন দয়া বা' ডু 
টু] সহানুভূতি প্রদর্শন করো না২৪ । চুল 
এখানে এ ঘটনার উল্লেখ করার উদ্দেশ্য হচ্ছে, বনী ইসরাঈলদেরকে জানিয়ে দেয়া যে মূসার (আঃ) 


যামানায় না-ফরমানি, বিচ্যুতি ও ভীরুতা প্রদর্শন করার ফলে তোমরা যে শাস্তি লাভ করেছিলে তার থেকে 
অনেক বেশী শস্তি তোমরা পাবে যদি তোমরা হযরত মোহাম্মদ (সঃ)-এর প্রতি বিদ্রোহমূলক আচরণ 


কর। 


২৪. 


৪) এ ৫৬৫ 5 ৬ ডি ডিএ 


পণ ৬৬ 


রে আমার হাত সার আমি ন 
হব 


£] ২৭. এবং তাদেরকে আদমের দুই পুত্রের গল্পটিও পুরো-পুরি শুনিয়ে দাও। তারা দুজন যখন কোরবানী করল তখন চু 
$ু তাদের মধ্যে একজনের কোরবানী কবুল করা হল ও অপর জনের করা হল না। সে বললঃ আমি তোমাকে হত্যা ভু 
ধু] করব । উত্তরে সে বললঃ ‘আল্লাহ তো মুত্তাকীদের মানত কবুল করে থাকেন। চি 
২৮ তুমি যদি আমাকে হত্যা করার জন্যে হাত উঠাও তবে আমি তোমাকে হত্যার জন্যে কখনও হাত তুলব না২৫ । রর 


|] ২৫. এর অর্থ এই নয় যে, তুমি আমাকে হত্যা করতে এলে আমি আমার হাত পা বন্ধ করে নিহত হবার জন্য 
তোমার সামনে বসে পড়ে নিজেকে তোমার হাতে সমর্পণ করবো। বরং এর অর্থ হচ্ছেঃ তুমি আমার 
হত্যার চেষ্টা ও আয়োজনে লিপ্ত হলেও আমি তোমার হত্যার চেষ্টা ও আয়োজনে লিপ্ত হবো না। 


৫ / 
UV at) 
(যিনি) আল্লাহকে 
রব 


4 


রত 
হবে অতঃপর তোমার গুনাহকে ও আমার গুনাহকে 


2 ঃ 
পি | >) ন 
জালেমদের (দোজখের) 


PARE 


2 ৫৫৮4 


০ পর্ণ রর 
bs 21 ৮৮৯ নি ৮ 

রী আমি হায়! সে বলল তার ভাইয়ের লাশ ee 
Se টি 


০ তি রর 
RIG ate RAY 2 | ই 


| আমারতাইয়ের | 
আমি আল্লহ রব্বুল আলা'মীনকে ভয় করি'। র্‌ 
২৯. আমি চাই, আমার এবং তোমার নিজের গুনাহ তুমি একাই নিজের মাথায় চাপিয়ে নাও ও দোযখ হয়ে থাক। | 
যালেমদের যুলমের এই উপযুক্ত প্রতিফল । | চ 
৩০. শেষ পর্যন্ত তার নফ্্‌স নিজ ভায়ের হত্যা কার্যকে তার জন্যে সহজসাধ্য করে দিল এবং সে তাকে খুন করে 
ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে শামিল হয়ে গেল । £5 
৩১. তার পর আল্লাহ একটি কাক পাঠালেন, তা যমীন খুচতে লাগল, সে নিজ ভায়ের লাশ কিভাবে লুকাবে তার চুর 
| পথ দেখিয়ে দিল এ দেখে সে বললঃ আমার প্রতি ধিক, আমি এই কাকটির মতও হতে পারলাম না, নিজ ভায়ের টব 
Slt বের করতে পারলাম না। মহ 


nm um RRM BARRO Rm চনহ 


সূরা আল-মায়েদা- 8 ১২৮ পারা-৬ 


পর তে 24 


ত্র ০ ৬৪৫৫ ০9০০ 
চু] সে হত্যা করল যেন তাহলে ' ভূপৃষ্ঠের 


পে =; ৮ ৬৩ টে 


সুস্পষ্ট প্রমাণসহ আমাদের রসূলরা জিত নিশ্চয়ই এবং 


তর রর 


load ও ৩১ ৩৩৫ 2৪ 02 ৫, 2 


ভূপৃষ্টের উপর এর পরেও তরে 


: মনরে সনা কেনি কারণে রন জ্ঠজাডতা :; 
মু আর যদি কেউ কাউকে জীবন দান করে, তবে সে যেন সমস্ত মানুষকে জীবন দান করল । কিন্তু এদের অবস্থা এই 7 


সি ২৬. এখানে এ ঘটনা উল্লেখ করার উদ্দেশ্যে-ইয়াহুদীগন নবী করীম (সঃ) ও তাঁর মহাসম্মানিত 
সাহাবীদেরকে হত্যা করার জন্য যে ষড়যন্ত্র করেছিল সে জন্য তাদের ভরর্ৎসনা করা । উভয় ঘটনার মধ্যে 
সাদৃশ্য সুস্পষ্ট । ইয়াহুদীরা হিংসা-বিদ্বেষের বশবর্তী হয়ে নবী করীম(সঃ)-কে হত্যা করতে চেয়েছিল এবং | 
4১১1১২৯১৯১০১২৯৭ Pacts lend pA 


: Er EE ৩:১1 
টব ও আল্লাহর লড়াই করে (তাদের) ূ 
রর যারা সস) 


DEN 18 ০3০ বি ওল 2 2 84 


তাদের হত্যাকর উ 
কত তৃপৃষ্টের পর সচেষ্ট হয় এবং এ )ু 


w চি 8 রে রি ৮9১১ চি ভি রে নস ডু 


৯৮ তাদের পাগুলো ও তাদের হাতগুলো কেটে দেওয়া ঝা তাদের শুলে চড়ান বা is 

2 YA রা 

৪ ০৮ ৩৯/ঠা ৬ (১ ৫: 5 ৬ 5 

যে এটা থেকে তাদের নির্বাসিত অথবা বিপরীত দিক be 

9 e / REE 12 ঙ EXE 2% ; 

৮ 555) ৬ ৮৫ 5 ছানা 
শাস্তি 


আখেরাতের মধ্যে তাদের জন্যে ও দুনিয়ার মধ্যে 
রয়েছে 


3651৫ হত 
© ৪৮ রর 


রর ৩৩. যারা আল্লাহ এবং তার রসূলের সাথে লড়ই করে এবং যমীনে ফাসাদ ও বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়২৭ তাদের Bo 
নি] জন্যে নির্দিষ্ট শান্তি হত্যা কিংবা শুলে চড়ানো; অথবা তাদের হাত ও পা উল্টো দিক হতে কেটে ফেলা, কিংবা দেশ চু 
টি হতে নির্বাসিত করা। এই লাঞ্চনা ও অপমান হবে এই দুনিয়ায়ঃ কিন্তু পরকালে তাদের জন্যে এ অপেক্ষাও কঠিনতম রি 


এখানে যমীন এর অর্থ সেই দেশ বা সেই এলাকা যেখানে শাস্তি-শৃঙ্খলা স্থাপনের দায়িত্ব ইসলামী রাষ্ট্র 
গ্রহণ করেছে। এবং আল্লাহ ও রসূলের সাথে যুদ্ধ করার অর্থ ইসলামী শাসন দেশে যে সৎ রাষ্ট্র ও জীবন- 
ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে তার বিরুদ্ধে সংগ্রাম করা । ইসলামী ফিকাহবিদদের অভিমতে এর দ্বারা সেই সব 
লোকদের বোঝানো হচ্ছে যারা অস্ত্র সজ্জিত ও দলবদ্ধ হয়ে খুন-ডাকাতি ও ধ্বংস-বিপর্যয় সৃষ্টি করে। 


রি ২/১৭ 


2 ৬৩ আন ৪ He En in nanan Cnn nc nnn nen nae annem 
6) ৪ 


যারা 


ies ০ নে | | চি, 


265] ৪ ) (৫) ? 
বর 


উপায় 
564৫ ১৬ boy 


তোমরা সম্ভবতঃ 


188 ৩৪. কিন্তু (বাচতে পারবে কেবল তারা) যারা তওবা করবে, তাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হবার 
ই] পূর্বে । তোমাদের জেনে রাখা দরকার যে, আল্লাহ হচ্ছেন ক্ষমাকারী ও অনুগ্রশীল২৮ । 


হু] রুকু-৬ I 
হ] ৩৫. হে ঈমানদাররা! আল্লাহকে ভয় কর, তাঁর দরবারে নৈকট্য লাভের উপায় সন্ধান কর২৯ এবং তার পথে চেষ্টা ও 


লী সাধনা কর; সম্ভবতঃ তোমরা সাফল্য মভিত হতে পারবে। 


8.) পে: জং জি টি উ) চে), হা, dn. জা জা হি) an a. জ। জং 8) হা) হি) DB. জে) জা) জে, ছি) ভা) জা, টি) ডি) ES, ভা) জা ভে উট EB. ER Dm, Dee. জা) 
জা জং জা) হা জা তা জা জে জা জা জা) জং জজ ae, ভা, eu রি? ঢা? তা) জা জা জা) জে জে ne, জা জা) ভা জে sane জে) ঘা) পা জা ভা আর? 


২৮. অর্থাৎ যদি তারা বিপর্যয় সৃষ্টির চেষ্টা থেকে বিরত হয়ে থাকে, এবং সৎ সমাজ ও জীবন-ব্যবস্থাকে ছিন্ন 
-বিচ্ছিন্ন বা উৎখাত করার চেষ্টা ত্যাগ করে থাকে এবং তাদের পরবর্তী কার্য-ধারা প্রমাণ করে যে তারা 
শাস্তি-প্রিয় আইনানুগ ও স্যবহারকারী মানুষ হয়েছে তবে এর পর যদি তাদের পূর্ব অপরাধের খৌজও 
পাওয়া যায় তবে উপরে বর্ণিত কোন একটি দণ্ডও তাদের দেয়া হবে না। অবশ্য মানুষের কোন অধিকার 
হরণ করে থাকলে তার দায়িত্ব থেকে তারা নিষ্কৃতি পাবে না। যথাঃ কোন ব্যক্তিকে যদি তারা হত্যা করে 
থাকে, কারুর ধন-সম্পদ হরণ করে থাকে, কিংবা মানুষের জান-মালের বিরুদ্ধে যদি অন্য কোন অপরাধ 
করে থাকে তা হলে সে অপরাধের বিচারের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা হবে! 
কিন্তু বিদ্রোহ, বিশ্বাস ঘাতকতা এবং আল্লাহ ও রসূলের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে কোন মোকদ্দমা দায়ের 
করা হবেনা । 
অর্থাৎ সেরূপ প্রতিটি উপায়, মাধ্যম ও পন্থার সন্ধান কর যার দ্বারা তোমরা আল্লাহর নৈকট্য ও তাঁর 
সন্তোষ লাভে সক্ষম হও। 


রহ চিতা 


ভা া। হা? প্র রা, 


পরশ TCS 


স্যার 
J 


rn 


ছি a sala 


সূরা আল-মায়েদা- ৪ ১৩১ পারা-৬ 


আজ ৪ আজ জজ ভাজ জজ জজ জজ রা জি আজ জ-জ্া_ জজ জজ জজ জজ জজ জজ জজ ই) 


রং রা ঘা 
রা % ৩৮ নর পাও 5 ৫ EN Td ৫৫ রণ 28৫৫৫ AD ay ৰ BS) 
সত ০৪৮৯ S ৩ ৩1 > 1১৮ ০5১৬০) 
মে সম দুনিয়ার মধ্যে যাকিছু তাদের জন্যে কিরায়তে) যদি কুফরী করেছে যারা নিশয়ই চি 
No (আছে) চর 
75 রান Ad (dL 7 Ee 
১ 23) Br. ৪1৬৬ (১ RL 15১52) ৩৫ 2৪ 5 ত 
রি কিয়ামতের দিনের শাস্তি হতে তা দিয়ে তাদের যুক্তপণ দিয়ে তার সাথে তার সমতুল্য ও চল 
দুখ (আর মুক্তিপণ দেয়ও) বাঁচার জন্যে (আরও কিছু) রর 
| রর নু 5০ ০১৫ 5 224 / 2292 ৫৯৯, ক 
(৩১১০৯ শা OR পভ ts 605 UE 
টে অর বড় যন্ত্রনাদায়ক, আযাব ০৭ এবং তাদের থেকে গৃহীত হবে (তবুও) : 
৮2৮৩ A ডিজি, 1772 ZL রি ০১৫৩৫ 5 
E42 ০১৯১৩ টি ৬ ৪ ১০) ০২ |), OE 
Bb তা থেকে বেরহতে পারবে তারা মা কিন্তু ত থেকে তারাবেরহবে যে ন্‌ 


aun. 
ক, পভ. তা ট্রি, ত 'জ 


্্ Gl SE 
১০ £ 2 32551 12 ৩৩ ৫ 5 


ডু) শাস্তি bee te 2 
5 ~ ্ঘ টড 
a dd পুরে PLLA 1 id ৫ রন 
ye ১4১২০১৪ চত ০০ ও ASE > LEN চি চু 
মী আল্লাহর পক্ষহতে দক্তহিসেবে উভয়েঅর্জন করেছে একারণে Rds ER রর 
রঃ SL তোমারা কাট a 
£4 ৩৬. ভালরূপে জেনে নাও, যারা কুফরী-নীতি অবলম্বন করেছ, সমগ্র দুনিয়ার ধন-দৌলতও যদি তাদের কারায়ত্ত হয় টু 
হ এবং তার সাথে অত পরিমান আরো একত্র করে দেয়া হয়, আর তারা যদি তা 'ফেদিয়া' হিসাবে দিয়ে কিয়ামতের | 
মি দিনের আযাব হতে রক্ষা পেতে চায় তবুও তা তাদের নিকট হতে কবুল করা হবে না, তারা তীব্র যন্ত্রণাদায়ক 
০) এ 
ৰ আযাব ভোগ করতে বাধ্য হবে। রর 


নি 


৩৭. তারা দোযখের অগ্নি-গহবর হতে বের হয়ে যেতে চাবে; কিন্তু তা হতে তারা বের হতে পারবে না; তাদের [ 


RAC PLPC RAP RRA RRR RL Rn 


জন্যে স্থায়ী আযাব নির্দিষ্ট করা হবে। : 
৩৮. চোর-স্ত্রী হোক বা পুরুষ- উভয়েরই হাত কেটে দাও৩০, এ তাদের কর্মফল ও আল্লাহর নিকট হতে শিক্ষা চট টু 
৩০. উভয় হাত নয়, বরং একটি হাত । প্রথম চুরির অপরাধে ডান হাত কাটা হবে। 'চুরি' অর্থ অন্যের মাল 


তার সংরক্ষণ থেকে বের করে নিজের কল্জায়.আনা। একটি ঢালের মূল্য থেকে কম মূল্যের জিনিস চুরির 
95585 এর পূণ্য যুগে একটি ঢালের মূল্য ছিল 
দশ দিরহাম । সেকালে দিরহামে তিন মাশা ১ রতিরৌপ্য থাকতো অন্কে জিনিস এমন আছে যার 


চুরিতে হাত কাটার দন দেয়া যাবে না। যথা ফর, তরকারী খাবার জিনিস, সামান্য ও তুচ্ছ জিনিস, পাখি, 
বায়তুলমাল চুরি ৷ এ সবের চুরিতে হাত না কাটা যাওয়ার অর্থ এই নয় যে একেবারে মাফ । টি 


রাশিতে তাস জে আদ আজ 


2 2 


nae 


| | 
চাহ een! 


TT TONE TET] 
uum un ভা 


ছি গে nna শা 


1৮ 81 টি 
SVB 


আল্লাহর শক্তি ও ক্ষমতা সর্বজয়ী ও সর্বপ্রধান, তিনি বিজ্ঞানী ও বুদ্ধিমান । 

৩৯. যে ব্যক্তি যুলম করার পর তওবা করবে ও নিজের সংশোধন করে নিবে আল্লাহর অনুগ্রহ-দৃষ্টি তার প্রতি ফিরে 
আসবে ৩১, বস্তুতঃ আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও অনুগ্রহপরায়ণ । 

৪০. তোমরা কি জাননা যে, আল্লাহ পৃথিবী ও আকাশ রাজ্যের একচ্ছত্র মালিক, তিনি যাকে ইচ্ছা শাস্তি দেবেন 
যাকে চাবেন মাফ করে দেবেন, তিনি সকল কাজেরই অধিকার ও ক্ষমতা রাখেন। 


জনিত পিপি 


৩১. এর অর্থ এই নয় যে, এরূপ চোরের হাত কাটা যাবে না। বরং এর অর্থ হচ্ছেঃ হাত কাটার পর যে ব্যক্তি 
তওবা করবে ও নিজের প্রবৃত্তিকে চুরির কলুষ থেকে পবিত্র করে আল্লাহর সৎ বান্দা হয়ে যাবে সে 
আল্লাহর গযব থেকে নিষ্কৃতি পাবে, এবং আল্লাহতা'আলা তার থেকে সে কলঙ্ক চিহ্ন মুছে দেবেন । কিন্তু 
কোন লোক যদি তার হাত কাটা যাবার পরও নিজেকে কু-ইচ্ছা থেকে পাক না করে; এবং যেজন্য তার 
হাত কাটা গেছে সেই জঘণ্য ইচ্ছা প্রবণতাকে নিজের মধ্যে লালন করে তবে তার অর্থ হচ্ছে তার দেহ 
খেকে তার হাত তো বিছিন্ন হয়েছে কিন্তু তার প্রবৃত্তির মধ্যে চুরি যথা-রীতি বর্তমান আছে। সেজন্য সে 
হাত কাটা যাবার পূর্বে যেরূপ আল্লাহর গযবের পাত্র ছিল হাত কাটা যাবার পরও সেই একই রূপে 
আল্লাহর গযবের পাত্র হয়ে রয়েছে। এ জন্যই কোরআন মজিদ চোরকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার 
ও নিজের প্রবৃত্তির সংশোধন করার জন্য উপদেশ দান করে। কেননা নফসের পবিত্রতা আদালতী শক্তির 
দ্বারা সাধিত হয় না। এ পবিত্রতা লাভ করা যায় মাত্র তওবা ও আল্লাহর দিকে প্রত্যাবর্তনের মাধ্যমে ৷ 


নি 
নি 
ie 
lal 
lt 
১. 
[নি 
রি 
. ২ 
জু 
LB 
RL. 
. 
mn 
a 
a. 
LB 
জা, 
০ 
পি. 
গে 
Lf 
LB 
ছা 
নি 
এ. 
= 
LE 
nl 
au. 
ie 
য় 
, 
ন 
৪ 
্ 
ঃ 
উর 
পি 
a 
উই 
০৪ 
BC 
oy 
হা 
রঃ 
el 
Lal নি 
এসি 
৫ 
oy 
ml 
রঃ 
la) 
.. 
ed 
mn. 
a) 
টস 
না 
৮১ 
el 
Lal 
st 
৫ 
রা. 
৷.» 
জজ 
৯) 
জা. 
দি শি 
জা. 
ys 
La. 
all 
মি 
a) 
Ll 
চি 
ছা. 
8 
জা. 
[নি 
5 
EL. - 
০ 
সী, 
el 
a 
“ছা 
রর 
RL. 
a 
ই. 
ই 


[ই টিটি জিত নাজির চিত সত 


তে নে 


টিসি টিটি 


হি 


0 86244 Gh ৬ 5 0০] 


কুফরীর মধ্যে দ্রন্ত ধাবিত হয় এ Hy (যেন) রসূল 


aan 


৮৮ এ ০ & ভির্ড 08১ 62 


ঈমান আনে নাই কিন্তু তাদের মুখগুলো দিয়ে আলা অন বলে (তাদের) 


NDB 


যারা 

25 
7 22) 4. NNN A ৮৩৬ / A 227 2৩ 
হকি (0294 (৩৪ ৩ ৮৪:5৩ 
শুনতেন বেশী আগ্রহী য্নাহ্‌দী হয়েছে 4 মধ্যহতে এবং তাদের অন্তরগুলো 


-9-5-1-525-5-5-2গ-গ-গ-চ2গ-চ৮-গ-দ-গ 


১2 A রণ 22 * পরও 
৮১৫ প ১৫০১৮ 2৯5) (৩০ ১৯৮ ৩ 
তোমার কাছে আসে নাই অন্যান্য লোকদের জন্যে শুনতেবেশী আগ্রহী মিথ্যার জন্যে 


ala ar 50 a ns a” am) nl ০০ সত 


ER nA RR PC POPC RARER 


Ne 


৪১. হে নবী! সেই সব লোক যারা কুফরীর পথে খুব দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে যেন তোমার কোন দুশ্চিন্তার কারণ 
না হয়। তারা সেই সব লোক হলেও -যারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের দিল ঈমান গ্রহণ করেনি । 
কিংবা তারা হলো. - যারা ইয়াহুদ হয়ে গেছে; যাদের অবস্থা এই যে, মিথ্যার জন্যে উৎকর্ণ হয়, এবং অন্য এমন 
লোকের জন্যে -যারা তোমার নিকট কখনো আসেনি -কথা টোকায়ে বেড়ায়। আল্লাহর কিতাবের শব্দ সমূহকে 
উহার আসল স্থান নির্ধারিত হওয়া সত্তেও প্রকৃত অর্থ হতে সরিয়ে দেয় এবং লোকদের বলে যে, তোমাদের এই 
আদেশ দেয়া হলে তা মানবে, অন্যথায় মানবে না৩২ । 


ane nnn nan 
aaa a aa in nas nae nym রা 


hac ac ye od a ts ads 


৩২. অর্থাৎ অজ্ঞ জনসাধারণকে বলে আমরা. তোমাদেরকে যে হুকুম জানাচ্ছি মুহাম্মদ (সঃ) যদি এই হুকুম দেয় 
তবে তা মানো, নচেৎ মেনো না। 


পাশ 
7 


হত 


Hy dy 
জা? He 


: : 
< ” 1 Ee 
দ্য সক্ষম হবে তুমি তবে তার ফেতনায় আল্লাহ Ee 
nl কক্ষণনা ৮ Pr Bal 
ন * 424 / হই 
Ee = 0291 BI ১৬৪, 2 24k 
“ভিডিও থেকে তাকে | 
হু] চেয়েছেন দু a বাটিতে [8 
ন ২০ 2৪১৪৫9724১1 24 24) Ee 
রহ 33 Wil ও রে 5 2 ৩ এ 2 
et ES 
=, 1 চিজ 
[:, Sr oss ৩৫ 35) ও র্‌ 5 রর 
না তারা শুনতে বেশী আগ্রহী মধ্যে ৮৮৮০ ও 2 
Ey Ee 
24 ৮ 21 Ce ১৫) & 
পি IE ON ১৩০ ৩১৪ ১০১ রর 
নী ফয়সালা দাও তবে তোমার কাছে আসে যদি অতএব  অবৈধজিনিষের অধিক তক্ষণকারী মিথ্যার জন্যে ১ 
ঃ 2৮০৫ € ১-৪2৫ এ 24 অর্পণ 2242/ ন 
: ০১৩ OL ১51৮৫ ০১পা 211৮৫ E 
ত্র: তাদের থেকে বিরত থাক তুমি যদি এবং তাদের থেকে বিরত থাকো অথবা তাদের মাঝে চুর 
রং (এটা তোমার ইচ্ছা) be 


বস্তুতঃ আল্লাহই যাকে ফিতনায় নিক্ষেপ করতে ইচ্ছে করেছেন তাকে আল্লাহর পাকড়াও হতে উদ্ধার করার জন্য টন 

তুমি কিছু করতে পারনা৩৩। এরা সেই লোক যাদের মন-হৃদয়কে আল্লাহতা'আলা পাক করতে চান নি, ত 

জন্যে রয়েছে দুনিয়ায় লাঞ্চনা এবং পরকালে কঠিন শাস্তি । 

৪২. তারা মিথ্যা শ্রবণকারী ও হারাম মাল তক্ষণকারী। কাজেই এরা যদি তোমাদের নিকট (নিজেদের মোকদমা টু 

বু নিয়ে) আসে তবে তোমার ইখতিয়ার রয়েছে ইচ্ছা করলে তাদের বিচার কর, অন্যথায় অস্বীকার কর। 

কর কল 

৩৩. নিই কোন ব্যক্তির মধ্যে যখন 
আল্লাহতা'আলা খারাব প্রবণতা লালিত-পালিত হতে দেখেন তখন তিনি তার সামনে উপর্যুপরি এরূপ 
সুযোগ উপস্থিত করেন যার দ্বারা সে কঠিন পরীক্ষার সম্মুখীন হয় । যদি সে ব্যক্তি তখনও পর্যন্ত খারাবের 
দিকে পুরোপুরি ঝুঁকে না থাকে, তবে সেই সকল পরীক্ষা দ্বারা সে নিজেকে সামলে নেয় । তার মধ্যে পাপ 
ও খারাবের মোকাবেলা করার জন্য যে শক্তি বর্তমান আছে তা জাগরুক ও বৃদ্ধিপ্রাপ্ত হয় কিন্তু যদি সে 
মন্দের দিকে পুরোপুরি ঝুকে গিয়ে থাকে এবং তার পৃণ্যশীলতা তার পাপ-প্রবনতার কাছে ভিতরে ভিতরে 
সম্পূর্ণ পরাজিত হয়ে গিয়ে থাকে, তবে এরূপ প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে সে ব্যক্তি আরও বেশী পাপ ও 
খারাবের জালে ক্রমাগত জড়িত হয়ে পড়তে থাকে । এটাই হচ্ছে আল্লাহতা'আলার. সেই ‘ফিতনা’ যার 

থেকে কোন ত্রষ্টচারী মানুষকে উদ্ধার করা তার কোন হিতাকাজ্ঘীর পক্ষে অসাধ্য হয়ে থাকে৷ 


4 শিশির BEE. শর Ew an Cf ‘a us ms CAR শি শে প্রঃ শা 


(০৪০০5 ৩2 


BE জা 


FIT T 


ss জা) রি) জা 


হে 


আজ. জি. 0) 8 
Mf সি 


|) 


হাহ 


প্রজা আজ হা জি-সিরিজ -জ জজ তত জজ লজ জল ভর হা জা আসর -জ জজ জজ জজ আজ জজ জজ জজ আজ জা. 
mM আগ জজ গা মল জু এ গর চ ও 9 শ 9 শপ ৮ জা গ্ আগ আজ আব গে ৪ মং ৮ আঃ গং আঃ ও আজ ক এ হজ গু না জা আজ ক আও জে চর লজ আআ জজ 


wl 


nanan nasa ns mn 


LE 


RL) 
=. 
তা, 
গর 
সই 
ছু. 
RC) 
LE 
a) 
চাটি 
সা 
aS 
_ 
শি 
শি 
লা 
“| 
Rl 
a 
তি 
এ 
u- 
A) 
হ 
নি 
ছু... 
এজ 
ant 


MR Cnn RR RA 0h RR RR PEER Re CRP 
En, 


তারা তোমার কোন ক্ষতি করতে পারবে না। আর বিচার ফয়সালা করলে ঠিক ইনসাফ 
মোতাবেকই করবে, কেননা আল্লাহ ইনসাফ কারী লোকদেরকে পছন্দ করেন৩৪ । 
টু ৪৩. তারা তোমাকে কিরূপে বিচারক মানে, যখন তাদের নিকট তওরাত বর্তমান রয়েছে, তাতেই আল্লাহর আইন ও 
ন] বিধান লিখিত রয়েছে। কিন্তু তারা তা হতে অন্যদিকে মূখ ফিরিয়ে থাকে, আসল কথা এই যে, তারা ঈমানদার 
লু] রুকু-৭ 
রে 8৪. আমরা তওরাত নাযিল করেছি, তাতে হেদায়াত ও আলো বর্তমান ছিল। 


ms 
এ এ 


টি 


নি a 


ই) 


Dl 


৩৪. সে সময় পর্যন্ত ইয়াহুদীরা ইসলামী রাষ্ট্রের যথারীতি প্রজা হয়নি, ইসলামী রাষ্ট্রের সংগে তাদের সম্বদ্ধ 
চুক্তি-ভিত্তিক ছিল । সে জন্য নবী করীম (সঃ)-এর আদালতে আসা তাদের জন্য জরুরী ছিল না। কিন্তু যে 
সমস্ত ব্যাপারে তারা তাদের নিজেদের ধর্মের বিধান অনুযায়ী বিচার-মীমাংসা না করতে চাইতো, সে 
সকল ব্যাপারে তারা এই আশা নিয়ে নবী করীমের (সঃ) কাছে ফয়সালা করানোর জন্য আসতো যে, 
সম্ভবতঃ ইসলামী শরীয়তে সে সব ব্যাপারে ভিন্নবূপ নির্দেশ থাকতে পারে এবং তারা এভাবে তাদের 
নিজেদের ধর্মীয় কানুনের বাধ্য-বাধকতা থেকে মুক্তি পাবে। 


Chet a wt a wf i a asa JS 


SB DDD BNE DUD 1 SnD BOB DS 


ate a Sn ty টিটি 


898 EMCEE RS < 


লন রাহদী হয়েছিল টি আত্মসমপণ করেছিল নবীগণ! তা দিয়ে ফয়সালা দিতেন রর 


SL / ৯৫ 3 2০ £ 02১55) 


০১ 
ঘা "কেননা ফকীহগণ ও 


ছটা ৮:1৫ 8৮4 IE ৫৫ নে Ar 
ONES 3 তন চিত 
ত; মানুষকে তোমার ভয় কর (হে বনীইসরাঈল) সাক্ষী 

রর পর্ণ EL 2 
১ 2 b ১4১5 ৫০ 2 5 


পি এবং সামান্য মূল্যে নান তোমরা বিক্রয়করো না এবং মাকে তের 


০5৪ IHC Bes 


ধসব লোক তবে আল্লাহ নাহ করেছেন তানি জিন 


রি পা 


রর (এরই ভিত্তিতে ফয়সালা করত), কেননা তাদেরকে আল্লাহর কিতাবের হেফাজত ও রক্ষণাবেক্ষণের জন্যে ডু 
ন দায়িত্বশীল করে দেয়া হয়েছিল এবং তারা ছিল এর সাক্ষী । অতএব (হে ইয়াহুদী সমাজ)তোমরা লোকদের ভয় টল 


[8] করোনা, আমাকে ভয় কর, এবং আমার আয়াতকে সামান্য ও নগন্য বিনিময় নিয়ে বিক্রয় করা পরিত্যাগ কর, যারা নর 
আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার-ফয়সালা করে না, তারাই কাফের । 


র্‌ ৩৫. “রব্বানী” এর অর্থ- আলেমগণ ৷ 'আহবার' এর অর্থ ফকীহগণ । 


পর 5 2 ww রে ৬ রঃ কি 
পর 7১১৭০ 2 ১৬৮১ ৬৬ 2 9৯১৩, 
রং যখমগুলোর ও দাতের বদলে | 


১০) 


৭১৪ 
দাত ও কানেরবদলে 


টু] ৪৫. তওরাতে আমরা ইয়াহদীদের প্রতি এ হুকুমই লিখে দিয়েছিলাম যে, জানের বদলে জান, চোখের রদলে চোখ, | 
লি নাকের বদলে নাক, কানের বদলে কান, দাতের পরিবর্তে দাত এবং সব রকমের যখমের জন্যে সমান বদলা নির্দিষ্ট । 
ই] অবশ্য কেউ কেসাস সাদকা করে দিলে তা তার জন্যে কাফফারা হবে, আর যারা আল্লাহর নাযিল করা আইন ৫ 
শু অনুযায়ী ফয়সালা করে না, তারাই যালেম! ূ ই 
(৪৬. এই পয়গন্বদের পরে আবার আমরা মরিয়ম পুত্র ঈসাকে পাঠিয়েছি । তওরাত হতে যা কিছু তার সামনে ছিল, 


li dle ot ১৩৮ পারা-৬ 
রে As HL ৫ ্‌ রত ঠক মায়া / 
মলের রে (৫৬ ৪ ৪ 029 | ও 


(ইঞ্জিলও) এবং আলো ও 
সত্যায়নকারী 


42৩১ 


রতি 


, 25) of ৩ 5 


24 


(51 


গালে ইঞ্জিলের 


( 1 
0) নি 4 2 
লহ নাধল করেছেন তয়ে ফয়সালা করে না এবং তার মধ্যে আল্লাহ 


So ১৪) 


চি 


তারা 


দু] এবং আমরা ইজীল দান করেছি, যাতে ছিল হেদায়াত ও আলো, এবং তওরাতের যা কিছু তার সামনে ছিল তারই টু 
ধু] সত্যতা প্রমমানকারী ছিল এবং আল্লাহ-ভীরু লোকদের জন্যে পূর্ণংগ হেদায়াত ও নসীহত ছিল। 
] ৪৭. আমাদের নির্দেশ ছিল যে, ইজীল-বিশ্বাসীরা তাতে আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী ফয়সালা ও বিচার 
নি করবে । আর যারাই আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী-বিচার ফয়সানা করবেনা, তারাই ফাসেক৩৬। 


_ আল্লাহতা'আলা তাদের জন্য তিনটি হুকুম নির্দেশ করেছেন। প্রথম, তারা কাফের; দ্বিতীয়, তারা যালেম; 
এবং তৃতীয়, তারা ফাসেক। যে ব্যক্তি আল্লাহতা'আলার ছুকুমকে ভুল ও নিজের বা অন্য কারুর হুকুমকে 
সঠিক মনে করে আল্লাহর হুকুমের খেলাপ ফয়সালা করে, সে পরিপূর্ণ কাফের, যালেম ও ফাসেক; এবং 
যে ব্যক্তি আল্লাহর হুকুমকে সঠিক বলে বিশ্বাস করে, তবুও কার্যতঃ আল্লাহর হুকুমের খেলাপ ফয়সালা 
করে, সে যদিও ইসলামী মিল্লাত থেকে খারিজ হয়ে যায় না কিন্তু নিজের ঈমানকে ‘কুফর’, যুলুম" ও 
“ফিসক' এর সংগে সংমিশ্রিত করে । অনুরূপ ভাবে যে ব্যক্তি সমস্ত ব্যাপারে আল্লাহর হুকুমের বিপরীত 
পথ অবলম্বন করে সে সমস্ত ব্যাপারেই কাফের, যালেম ও ফাসেক। আর যে ব্যক্তি কোন কোন ব্যাপারে 
আল্লাহর অনুগত ও কোন কোন ব্যাপারে বিপথগামী, তার জীবনে ঈমান ও ইসলাম এবং “কুফর', 'যুলুম' 
ও ফিসক'-এর সংমিশ্রণ ঠিক সেই অনুপাতেই থাকে যে অনুপাতে সে আনুগত্য ও বিপথ গামীতাকে 


সূরা আল-মায়েদা- ৪. উজ পারা-৬ 


5) ৬) 


তোমার প্রতি 


রত 
৩ 
মধ্যহতে 


a dg না সিটি | 0 1 1 0 
EE AT ETS SEE AT EC AEN GEE ALT ET a 


আআ) 8) হা আ জা) ভা কা ভা রা) জং জা, 


১৬৯৩ 05 এ ১৬০ ৮১925 2 


থেকে তোমার কাছে এসেছে ৭ তাদের খাহেশাতের টনি 
(অথ্যাৎ আল-কোরআন) 


TT TET TE TE TI TIN 


রর ৪৮. হে মুহাম্মদ! আমরা তোমার প্রতি এই কিতাব নাযিল করেছি, এ সত্য বিধান নিয়েই অবর্তীণ এবং আল-কিতাৰ 
£4 হতে তার সামনে যা কিছু বর্তমান আছে তার সত্যতা প্রমাণকারী৩৭, তার হেফাযতকারী ও সংরক্ষক । অতএব 5 


ই] তোমরা আল্লাহর নাযিল করা আইন মোতাবেক লোকদের পারম্পরিক যাবতীয় ব্যাপারের ফয়সালা কর, আর যে চু 
. [গর] মহান সত্য তোমাদের নিকট উপস্থিত হয়েছে তা হতে বিরত থেকে তাদের খাহেশাতের অনুসরণ করো না। 


2 


a 
হি 
হি 
a) 


rE 


fl 


টু ৩৭. এখানে একটি গুরুত্বপূর্ণ সত্যের প্রতি ইংগিত করা হয়েছে। যদিও কাথাটি এভাবেও বলা যেতোঃ 
; “পূর্ববর্তী কিতাব সমূহের মধ্য থেকে খা কিছু নিজ আসল ও সঠিক অবস্থায় অবশিষ্ট আছে, কুরআন তার 
সত্যতা স্বীকার করে”। কিন্তু আল্পাহতা'আলা এখানে পূর্ববর্তী কিতাবসমূহের স্থলে “আল-কিতাব' শব্দ 
ব্যবহার করেছেন। এর দ্বারা এ তত্ব জানতে পারা যায় যে, কুরআন এবং সেই সমস্ত কিতাব যা বিভিন্ন 
সময়ে বিভিন্ন ভাষায় আল্লাহতা'আলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা সমস্তই প্রকৃতপক্ষে একই কিতাব; 
তাদের গ্রস্থকারও একই, তাদের বিষয়বস্তু এবং উদ্দেশ্য একই, তাদের শিক্ষাও একই এবং সে জ্ঞানও 
. একই যা সেই সব গ্রন্থাবলীর মাধ্যমে মানব জাতিকে প্রদান করা হয়েছে। পার্থক্য কিছু থাকলে তা মাত্র 
ভাব ও ভংগীর, একই উদ্দেশ্যের জন্য বিভিন্ন শ্রোতার প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন পন্থা অবলম্বন করা 
হয়েছে। কুরআনকে আল-কিতাবের “মুহাইমিন' ও “মুহাফিয', “নেগাহবান” ও ‘সংরক্ষক’ বলার অর্থ হচ্ছেঃ 
সমস্ত বরহক্ক -সত্য-সঠিক শিক্ষা যা অতীতের আসমানী গ্রনস্থ্সমূহে দেয়া হয়েছিল কুরআন নিজের মধ্যে 
গ্রহণ করে তা সব সংরক্ষিত করে দিয়েছে। সব বরহক্ক শিক্ষার কোন অংশ এখন আর বিনষ্ট হতে পারবে 


Pa aa ae aa as enews 


IB (at ৯ 


PE রশ এ আপ স্এ আজ আলি আল নন লি nanan জঞ্জ, 


: ডঃ = Ff মির ১০০৩ তে EE ১ : 
: রি শি ১৫ KS: পর্ব প পপ ৪৩৬ : 
EY ৮৩3 YOUNG ০ [নে (0০1৫ % SG ই ৭9) 
যা (তার) সি একটি (মাত্র) রর ৪১৮০ আল্লাহ 


এ 2 2৩ না রা ১৩১০০ il এ 


হামার হাক ই তে কল্যাণসমূহের ভোমরা তাই তোমাদের 


প্রতিযোগিতা কর 
2012 ৰ TANGLE 25 
রর ৫. ৬ 844 ০ 
] ফয়সালা কর (এও নির্দেশ) এবং মতভেদ করতে 
টি ১4 7 2 
HARASS SY 3 4 
তাদের খেয়াল-খুশীর তে না এবং আল্লাহ নাযিল করেছেন তাদিয়ে তাদের মাঝে পর 


৩৮৮ ৬5৫ 


20 ALIS TY ৫1256 24d 333A 
4) ০০ ৩ ০৪ ০ ৩১৯৯ তা ৮৯১৬ এ E 
প্র আল্লাহ নাযিল করেছেন যা কিছুঅংশ হতে রে nde dts যেন ০০৪০ এবং চু 
* ফেলে (বিচ্যুত করে) (না) নর 


রী আমরা তোমাদের মধ্যে হতে প্রত্যেকের জন্যে একটি শরীয়ত এবং একটি কর্মপথ নির্দিষ্ট করেছি। যদিও তোমাদের টু 
টু] আল্লাহ চাইলে তোমাদের সকলকেই এক উদ্মাত বানিয়ে দিতে পারতেন; কিন্তু তিনি তা এ জন্যে করেছেন যে, 
রে তিনি তোমাদেরকে যা কিছু দিয়েছেন,সেই ব্যাপারে তিনি তোমাদের পরীক্ষা করতে চান। কাজেই ভাল ও সং 
শনি কাজে তোমরা পরস্পরের অগ্রে চলে যেতে চেষ্টা কর। শেষ পর্যন্ত তোমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে চু 
| হবে । অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করতেছিলে, তার আসল সত্যটি তোমাদেরকে তিনি জানিয়ে দিবেন। | 
£4 ৪৯. সুতরাং হে মুহাক্মদ! তুমি আল্লাহর আইন অনুযায়ী এই লোকদের যাবতীয় পারস্পরিক ব্যাপারের ফয়সালা কর, চু 
£ এবং তাদের নফসানী খাহেশাতের অনুসরণ করো না। সাবধান থাক, তারা যেন তোমাকে ফিতনায় নিক্ষেপ করে | 
মু আল্লাহর নাযিল করা হেদায়াত হতে একবিন্দু পরিমাণ বিভ্রান্ত করতে না পারে। ট্ 


নি 


জের 


জেনে রাখ তবে যদি অতএব 
১5; > 
ALE ঠা ৫92 রা 


বিধান তবে কি 


243 


(মারা) 
দৃঢ় বিশ্বাসী 


শর 1৫). ১৮৮1 2 মা 1৮০৩ 
বীষ্টানদেরকে এবং য়াহুদীদেরকে তোমরা গ্রহণ করো না ঈমান এনেছ 


টু আর এরা যদি বিভ্রান্ত হয়, তবে জেনে রাখ যে, আল্লাহ তাদের কোন কোন গুনাহের শান্তি স্বরূপ তাদেরকে কঠিন 

| বিপদে নিমজ্জিত করার সিদ্ধান্তই করে ফেলেছেন। কনুতঃ এদের অনেক লোকই ফাসেক। fs 

ন] ৫০. তোরা যদিও আল্লাহর আইন হতে বিভ্রান্ত ও বিচ্যুত হয়) তবে কি তারা পূনরায় জাহেলিয়াতের৩৮ বিচার | 

না কামনা করে? অথচ যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তাদের নিকট আল্লাহ অপেক্ষা উত্তম ফয়সালাকারী কেউ পর 

<! নেই । | 

রা রুকু 

শি ৫১. হে ঈমানদার লোকরা! ইয়াহুদী ও ঈসায়ীদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করোনা, 

তি ৩৮. 'জাহেলিয়াত' শব্দটি ‘ইসলামে'র বিপরীতার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। ইসলামের পন্থা হচ্ছে | 

‘, পরিপূর্ণরূপে জ্ঞানের পস্থা। কেননা সেই আল্লাহই এই পন্থা প্রদর্শন করেছেন, যিনি সকল মিগুঢ় তত্ব ও | 
মৌলিক তথ্য সম্পর্কে জ্ঞান রাখেন । পক্ষান্তরে ইসলাম থেকে ভিন্ন যে-কোন পন্থা জাহেলিয়াতের পন্থা। 
আরবের ইসলাম-পূর্ব যুগকে এই অর্থে জাহেলিয়াতের যুগ বলা হয়েছে যে, সে সময়ে জ্ঞান-বিজ্ঞান ছাড়া 
নিছক ভিত্তিহীন অলীক অনুমান, কল্পনা, ধারণা ও প্রবৃত্তির বাসনা-কামনার ভিত্তিতে মানুষ নিজেদের 
জীবন-পদ্ধতি নির্দিষ্ট করে নিয়েছিল। এরূপ কার্যপদ্ধতি যেখানে যে যুগে অবলম্বন করা হোক না কেন 

তাকে জাহেলিয়াতেরই কার্য পদ্ধতি বলতে ঃ 


এবং বন্ধ 
অর্থ পা বন্ধু) 


৮ ৬৫ ভি টা 
: তলেরকেবন্ু বানাবে রঃ ইনি: 
: 228] ১১ Yl 0) » ৮৫9 SIE ৩2 

না আল্লাহ নিশ্চয়ই তাদেরমধ্যকার তবে তোমাদের 


(গণ্যহবে) সে 
৫ 


2 ow 


রর টে ৫5 ডা 
৩৪৬ FS ৪০১৮৯ 
যাদের ভূমি দেখবেতাই 
5% 2 29 22 
389 ৯৪ ৩৮৬ 
তাদের মধ্যে 
১৫৬ 


wl! “nl (9৩ 


আল্লাহ্‌ হয়তো অতঃপর 


নি ৫২ তুমি দেখছ যাদের মনে মুনাফেকীর কঠিন রোগ রয়েছে তারাই তাদের মধ্যে বিশেষ তৎপরতা অবলম্বন করে রর 
শি থাকে। তারা বলেঃ আমাদের ভয় হচ্ছে যে, আমরা কোন বিপদের ফেরে না পড়ে যাই; তবে আল্লাহ যখন চু 
মু তোমাদেরকে চূড়ান্ত বিজয় দান করবেন, কিংবা নিজের তরফ হতে অন্য কোন জিনিস প্রকাশ করবেন তখন তারা 


রি টি 


শি. এইসব রা ঈমান এনেছে তারা বলবে 
টি 5 ০৫ 50৮০4 DL ESAS 
oe) ১৪১৩০ ৩৪৯ 40 ১2১1 
শট তারা নিশ্চয়ই তাদের কসমগুলোকে কসম খেয়ে 
এ! a নমো (বিশ্বাস করাত) 


গে 


রত 


তারা হয়েছে অতএব তাদের আমলগুলো বিনষ্ট হয়েছে তোমাদের অবশ্যই চু 


9 


is ৩ ৪ ৩ ৬ ৪ ৬ WG 


থেকে ০০৮০১ ফিরে যাবে যে ঈমান এনেছ যারা 
মঠ) কেউ 


রা রর রি রে I 2 

১৫৯৯ 5 হও 2৯ DM এ ৩৮৪ 

তাকে তারা ভালবাসে এবং যাদেরকেডাল বাসেন (এমন) আল্লাহ আনবেন শীঘই এরপর 
তিনি লোকদের (অ 


্থাৎ সৃষ্টিকরবেন) 


( ৫৩. তখন ঈমানদার লোকেরা বলবে, ‘এরা কি সেই সব লোক যারা আল্লাহর নামে শক্ত কিরা করে এই বিশ্বাস [ 
|] জন্মাতে চেষ্টা করত যে, আমরা তোমাদের সঙ্গেই আছি'। তাদের সব আমল বিনষ্ট হয়ে গেছে এবং শেষ পর্যন্ত তারা x 


ব্যর্থ মনোরথ হয়ে গেল।. 


5; ৫৪. হে ঈমানদার লোকেরা! তোমাদের মধ্যে কেউ যদি নিজের দ্বীন হতে ফিরে যায় (তবে যাক না), আল্লাহ আরো Ee 


এমন অনেক লোক সৃষ্টি করবেন, যারা হবে আল্লাহর প্রিয় এবং আল্লাহ হবেন তাদের নিকট প্রিয়, 


an ন 1 (a চনে শা 


চেরার 


aw anne een aw 


৫ 


আআ, ভা) জা, আহ) ENE, ও চা) তে, EE, (> জা , রে) জে) জা। 2) জা) জে রে) জা one. 
a, os =” পি অং আক আট পরি রত পা 


8m. 
টিপা 


ott: 


দ্‌ 


Lente nnn nnn Anns nn nnn: 74747787587 


যারা মু’মিনদেরপ্রতি নম্র-বিনয়ী হবে এবং কাফেরদের প্রতি হবে অত্যন্ত কঠিন ও কঠোর ৩৯ যারা আল্লাহর 


পথে চেষ্টা-সাধনাকরবে এবং কোন তিরক্কারকারীর তিরঙ্কারের পরোয়া করবে না। এটা আল্লাহর অনুগ্রহ বিশেষ, 
যাকে তিনি ইচ্ছাকরেন তাকেই তা দান করেন। বস্তুতঃ আল্লাহ বিশাল বিপূল উপায়-উপাদানের মালিক, তিনি সর্বজ্ঞ । 


৫৫. প্রকৃতপক্ষে তোমাদের বন্ধু ও পৃষ্ঠ-পোষক হচ্ছেন কেবলমাত্র আল্লাহ, তার রসূল 


৩৯. মুমিনের প্রতি ‘নরম’ হবার অর্থঃ যারা ঈমান এনেছে তাদের বিরুদ্ধে সে কখনো নিজ শক্তি প্রয়োগ করবে 
না; তার বৃদ্ধি প্রতিভা, তার সতর্কতা-বিচক্ষণতা, তার যোগ্যতা, তার প্রভাব-প্রতিপত্তি, তার- ধন, তার 
দৈহিক-বল কোন কিছুই সে মুসলমানদের দমন ও অত্যাচারে ও অনিষ্ট সাধনে নিয়োগ করবে না। 
মুসলমানগণ নিজেদের মধ্যে তাকে সর্বদা নম্র স্বভাব, দয়াদ্র-চিত্ত, সহানুভূতিশীল ও ধৈর্যশীল মানুষরূপে 
পাবে। “কাফেরদের প্রতি কঠোর’ এর অর্থ- একজন মু'মিন নিজ ঈমানের পরিপন্কতা, দ্বীনদারীর ও 
একান্তিকতা , আদর্শ - নীতির দৃঢ়তা; টরিত্র-শক্তি ও ঈমানী দুরদর্শিতার কারণে ইসলামের 
বিরুদ্ধবাদীদের মোকাবিলায় বিশাল পাথরের ন্যায় তারী, মজবুত ও দৃঢ় হবে যাকে কোন রূপেই নিজ 
স্থান থেকে বিচ্যুত করা যাবে না। কাফেররা কখনো তাকে মোমের পুতুল বা ‘নরম চারা' রূপে পাবে না। 
যখনই কাফেরদের সংগে তার কোন সংঘর্ষ ঘটবে তখন তাদের কাছে এটা প্রমাণিত হয়ে যাবে যে, এই 
আল্লাহর বান্দা মৃত্যু বরণ করতে পারে কিন্তু কোন মূল্যেই তাকে কেনা যেতে পারে না, এবং কোন চাপেই 
তাকে নত করা যায় না। 


টিটি শর a a a as an a edn wa nos a eu nun 


aan, 8১ জি) জং 
। জা ছা জা) জা) ভা 


TETHER DCT TI TE HET 
ভাজ ভা, জা) আ। g,E ভা জা, dss 8) 


রন 


iE জ.) জে) 2, জাত আঃ 
আজ) আহ, ও) gnu 


Here se 


শা সদ 
8.0.0.0, 


aaa ভাল এল রতি a 


"রান 7 332 ১০৯৫৩ 5 
: | ০১৪ 2 


ন কায়েমকরে 


১2৮৫ পর্ণ ১০ ৩০৮৫৫) ৫. ০225 
৩০ 5 © ORI ০8 51659) OF 
যে এবং অবনমিত তারা ও যাকাত আদায় করে 
(আল্লাহর কাছে) 

2 ৫014 22 (29% EE) 
১৯ ৩৮ al 92৬9 2255৮ 


(সেহ) নিশ্চয় তবে ঈমান এনেছে ১৫৪ ও তার রসূলকে রন 
দল 5 
A / 20% ৮৫ ৮ 2 ! PS | 
১৩০ 1 Ea KY 
| | ২৬১ গু চখ রি টি রে | 
ঈমান এনেছ যারা ওহে | E 


রঃ 2 2 ০9 ন্ ০ পার 
৫ 


বিদ্রঃপন্দপে তোমাদের দ্বীনকে 


mun, N,N, na, nd ne, আজ) জং Em. 
mem nods a, ‘a Le আ শট SR লাম সি জল 


১ শু ৩5 এ ) 28 0 


দেওয়া হয়েছিল (তাদের) 
যাদেরকে 


~~ 0) 2)) 15261 52 ৩ 
বন্ধু রূপে 


আল্লাহকে ৮7 এবং 


রে 5 2 ডল রি রি | রা 
৬৩1 jy J 
: 552 L 
ঃ OODLES YJ 2% ৮৪৩ ১১ 
| বিচার বিবেচনা করে (যারা) (এমন) একারণে যে এটা বন 
I না লোক তারা হিসেবে 


এ পার্ট টে ০ 


ঠা 


BJ ev. তোমরা যখন নামাযের জন্যে ঘোষণা দাও, তখন তারা বিদ্রুপ ও ঠাট্টা করে, তাকে খেলার বস্তু বানায়৪০! এর ন 
ন্ট কারণ এই যে, তাদের কোনই বৃদ্ধি-বিবেচনা নেই । ‘5 
টু ৫৯. তাদেরকে বলঃ “হে আহলি-কিতাবগণ, তোমরা যে কারণে আমাদের প্রতি রাগান্বিত হয়েছ তা এতথ্যতীত আর র্‌ 
ঢু] কি হতে পারে যে, আমরা আল্লাহর প্রতি এবং আমাদের প্রতি অবতীর্ণ দ্বীনের মূল শিক্ষার প্রতি ঈমান এনেছি! | 
বস্তুতঃ তোমাদের অধিকাংশ লোকই ফাসেক।” 2 
টু] ৬০. বলঃ আমি কি নিৰ্দিষ্ট করে সেই সব লোকের নাম বলব, যাদের পরিনতি আল্লাহর নিকট ফাসেক লোকদের টী 
মু পরিনতি হতেও নিকৃষ্টতম হবে? 


অর্থাৎ ‘আযান’ -এর শব্দ শুনে বিদ্রুপাত্বকভাবে তার নকল করে; আযানের শব্দ পরিবর্তিত ও বিকৃততাবে 
উচ্চারণ করে, ব্যঙ্গ করে ও নানারকম ব্যঙ্গাত্মক ধ্বনি করে। 


re তে EX A 
tlw 
টু] এবং সরল সোজা হতে অধিক পথ 
রা 2242 AA OA 2 NEAN NENG 
১৯৩০৩১১৬১৩5 ১৫ 12৬ 
[কুফরী নিয়ে: £ তারা প্রবেশ নিশ্চয়ই এবং আমরা ঈমান তারা বলে তোমাদের কাছে আসে 


করেছে 


| 


রা 
১১ ৫৮ 


তারা সেই লোক যাদের উপর আল্লাহ অভিশাপ বর্ষণ করেছেন। যাদের উপর তার অসস্তোষ নাযিল হয়েছে, যাদের : 
2] মধ্য হতে কিছু লোককে বানর ও শুকর বানিয়ে দেয়া হয়েছে, যারা ‘তাগুতে'র বন্দেগী করেছে; তাদের অবস্থা | 
লী অধিকতর খারাব এবং তারা “সাওয়াউস-সাবীল' হতে বিভ্রান্ত ও পথভ্রষ্ট হয়ে বহুদূরে গিয়ে পড়েছে) 


টি ৬১. তারা যখন তোমাদের নিকট আসে তখন বলে, আমরা ঈমান এনেছি, অথচ এসেছিল কুফরী নিয়ে এবং কুফরী : 


রি নিয়েই তারা ফিরে গেছে। তারা মনের গহনে যা কিছু লুকিয়ে রেখেছে সে সম্পর্কে আল্লহ খুব তালরূপে অবহিত be 
শু] রয়েছেন। 


সূরা আল-মায়েদা- ৪ ১৪৮ পারা-৬ 
ও রা nan ean ms রর 
2 
: যা নিকৃষ্ট অবশ্যই ee) তাদেরভক্ষণে ও সীমালংঘনে ও VI: 
HS রা 22124 সা: 
£ J; তাপ 55) ০০০ রর OU 1১ টু 
ও  আপ্লাহওয়ালারা তাদেরবিরতরাখে না কেন তার! কাজকরে এসেছে a 
রি (তাদের নতি ন 
: £452/ ৬২ -৮৫৮2৫7 AN ৯ রর 
Ae dh 226% 5০৬ 2 09055211586 পু 
তি অবরুদ্ধ আল্লাহর হাত বলে এবং তারা রচনা করে এসেছে “ন 
5 হত 
e* 4১) 282239 চপ 5 / রে 5 2 5 ১৩ রে ১ হই 
: উদার উন্ুক্ত তারদুহাত বরং তারা বলেছে একর তেন ও ৪ নি পক্ষে রর 
৭ ৬২. তোমরা দোখতে পাও, এদের অনেক লোক গুনাহ, যুলুম ও অত্যাধিক বাড়াবাড়ির কাজে চেষ্টা ও সাধনা করে :: 


TTT 
রঃ 


শিক না Een 


রঃ বেড়ায়, হারাম মাল খায়। মোট কথা, তারা যা কিছু করে তা অত্যন্ত খারাব। 

্ ৬৩. এদের আলেম ও পীর পুরোহিতগণ তাদেরকে গুনাহের কথা বলা এবং হারাম মাল ভক্ষণ করা হতে কেন বিরত 
রাখে না? তারা যা কিছু রচনা করছে, তা নিঃসন্দেহে অত্যন্ত খারাব আমলনামা । 

৬৪. ইয়ানুদীরা বলেঃ আল্লাহর হাত বাঁধা রয়েছে৪ ১-বাঁধা হয়েছে তাদের হাত৪ ২ এবং তাদের এই সব 


প্রলাপোক্তির কারণে তাদের উপর অভিশাপ বর্ষিত হয়েছে- আল্লাহর হাত তো উদার উন্মুক্ত, 


জো জে আআ. 


an পি 


৪১. আরবী বাগ-ধারা অনুযায়ী কারুর হাত বন্ধ হওয়ার অর্থ সে কৃপণ, দান-খয়রাত থেকে তার হাত 
সংকুচিত । 

৪২. অর্থাৎ তারা নিজেরা কৃপণতা-দোষে দোষী ৷ নিজেদের কৃপণতা ও সংকীর্ণ চিত্ততার জন্য তারা দুনিয়ার 

মানুষের কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে দীড়িয়েছে। 


ইস 


|| 5.) জ। ত, 201 99) জো জা। 
LS TREO IH 


a 
Lf 
ua 
B 
প্র 
গু 
LY 
LY 


: রা 4 5 ১2) - ৩৩5 23 90; 29% 52% 


: তা চে ক এবং ১ আল্লাহ্‌ কিরে রেল যুদ্ধের জন্যে আগুন এ 
JO Cos এ 201 59904 ৫ ও 


বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না আল্লাহ এবং বিপর্যয়ের মধ্যে 


৮2651686126 গা রা 5 ৫৮ ৫ র্‌ 


: হায় ত যাত ভা কয় এবং ঈমান আনত তার জাহান যদি 
: co 


Fd 
2 
এবং 

FE 


2211 পার্ট এলার্ট টা 5 


৩ ৩3 ৯১৯) 5 ৪ 


জান্নাতে ত্য সা এবং তাদের দোষগুলো 


ধু] তিনি যেভাবেই ইচ্ছা করেন ব্যর করেন। প্রকৃত ব্যাপার এই যে, তোমার আল্লাহর নিকট হতে যে কালাম তোমার [৪ 
| ধুতি নাধিল হয়েছে, তা উল্টোভাবে তাদের অনেক লোকেরই সীমা লংঘন ও বাতিল তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কারণ [৪ 
| হয়ে পড়েছে। এবং (তার শান্তি স্বরূপ) আমরা তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত শত্রুতা ও দুশমনি সৃষ্টি করে দিয়েছি 
চু] যখনি তারা যুদ্ধের আগুন প্রজ্জলিত করে আল্লাহ তা নির্বাপিত করে দেন। এরা যমীনে বিপর্যয় সৃষ্টি করতে চেষ্টা পর 
রী করে; কিছু আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের আদৌ পছন্দ করে না। : 
রি ৬৫. (এই বিদ্রোহমূলক তৎপরতার পরিবর্তে )আহলি-কিতাবগণ যদি ঈমান আনতো ও আল্লাহর আনুগত্যের চু 
| ভূমিকা অবলম্বণ করত, তাহলে আমরা তাদের সব দোষ-ক্রটি ও অন্যায় তাদের হতে দূর করে দিতাম এবং টু 
[গ্লু তাদেরকে নিয়ামত-পূর্ণ বেহেশতে পৌছাতাম। রর 


মর” 


চু oe 


2 (3) রত 


2৮০ ZL 3 রর 85 021: 


- ৃ & 
হাস ভিত 
০ ৪০০৪5 


ঢা 
যা 


১৫ 5 2) 6 ॥ 


পথ দেখান না আল্লাহ নিশ্চয় 


নর ৬৬. হায় কতই না ভাল হত যদি তারা তওরাত, ইঞ্জীল এবং আল্লাহর তরফ হতে তাদের প্রতি নাধিল-করা অন্যান্য রে 
নু কিতাব-সমূহকে কায়েম করত! তবে আসমান ও যমীন হতে তাদের রেযেক প্রদান করা হত। যদিও তাদের মধ্যে 
টু] কিছু সংখ্যক লোক ন্যায়বাদী ও সত্যপন্থীও রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই সাংঘাতিকভাবে খারাব আমলকারী । রঃ 
ন রুকু-১০ নু 
শী ৬৭. হে রসূল! তোমার আল্লাহর তরফ হতে তোমার প্রাত যা কিছ.নাযিল করা হয়েছে, তা লোকদের পর্যন্ত পৌছে পর 
টু] দাও তুমি যদি তা না কর, তবে তা পৌছে দেয়ার ‘হক’ তুমি আদায় করলে না। লোকদের ক্ষতি ও দুষ্কৃতি হতে | 
টু] আল্লাহই তোমাকে রক্ষা করবেন। বিশ্বাস কর, আল্লাহ কাফেরদেরকে (তোমাদের বিরুদ্ধে) সাফল্যের পথ কখনো চু 
"|| দেখাবেন না। চু 


লাহ মা 8 ১৫১ 


2 
220 


₹৮৫৮2 1 


৯৯ ৩ ৪০৪৮৮ 23%) 


৮ তা ৩ পে 


sl 5 ৩১০ এ ৩293 
4] 0465 ৯. 89: 4১5 


আমলকরবে ও ও রা 

2 2পোর্ত 

৪১০ 
উপর "+ 
fl ৬৮. সুস্পষ্ট ভাষায় বলে দাও যে, হে আহলি-কিতাব, তোমরা কোন ক্রমেই কোন মৌলিক জিনিসের উপর [লু 
টু] দভ্ায়গান নও, যতক্ষণ পর্যন্ত তওরাত, ইঞ্জীল এবং আল্লাহর তরফ হতে তোমাদের প্রতি নাযিল করা অন্যান্য | 
| কিতাবাদি কায়েম না করবে। একথা অবশ্য সত্য যে, এই ফরমান- যা তোমাদের প্রতি নাযিল করা হয়েছে তাদের র্‌ 
শ্রী অধিকাংশ লোকের বিদ্রোহ ও অস্বীকৃতির মাত্রা আরো বৃদ্ধি করে দেবে কিন্তু অস্বীকার-অমান্যকারীদের অবস্থা - 
মু সম্পর্কে কিছুই আফসোস করো না। :: 
|] ৬৯. (নিশ্চয় জানিও, এখানে কারো একচেটে বন্দোবস্ত নেই) মুসলিম হোক কি ইয়াহুদী, সাবী হোক কি ঈসায়ী- 
= যেই আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনবে এবং নেক কাজ করবে, এ নিঃসন্দেহ যে, তার জন্যে না কোন ভয়ের ২ 
5B কারণ আছে, ঙঁ 


3১২ -মায়েদা- ৪ ১৫২. { পারা-৬ 


2 Ad 2 
৬৬2) 12 ৯ 
টি আমরানিয়েছিলাম নিশ্চয়ই দৃশ্চিন্তা করবে 
১59 3) (০ 5 Ol CY ৫৫ 
(বহু)রসূলকে আমরাপাঠিয়েছিলাম ও উনারা তে অংগীকার 
24 ্‌ kd ভি 548 AZ ৫ 
১৫৪ (5 S$ "2১ 7 
পছন্দ করে না ((ুৰনকিছ) এসেছে যখনই 
CARA 


মী ৭০. আমরা বনী-ইসরাঈলের নিকট হতে পাকা ওয়াদা গ্রহণ করেছি এবং তাদের প্রতি বহুসংখ্যক রসূল পাঠিয়েছি; পর 
[গু] কিন্তু যখনি কোন রসূল তাদের নিকট তাদের নফসের খাহেশের বিপরীত কোন জিনিস নিয়ে এসেছে, তখন তাদের পু 
পম কতককে তারা মিথ্যারোপ করেছে আবার কতককে তারা হত্যা করেছে! র্‌ 
বি ৭১. তারা নিজেরা ধারণা করেছে যে, কোন বিপর্যয়ের সৃষ্টি হবে না; এ জন্যে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল । টু 
মি অতঃপর আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন। এর পরও তাদের অধিকাংশ লোক আরো বেশী করে অন্ধ-বধির হয়ে 
পপ যেতে থাকে। বস্তুতঃ আল্লাহ তাদের এই সব গতিবিধি ও অবস্থা খুব ভাল করেই লক্ষ্য করছেন। হর 


রর ৪৩. 8১858 আয়াত -৬২ SLMS BL ঃ 


-২৫। 


g 20 150৩91 025০, 5 
(যিশি) | 


আল্লাহর তোমরা ইবাদত কর 


[] ৭২. নিশ্চয় কুফরী করেছে তারা যারা বলেছে মসীহ ইবনে মরিয়ামই হচ্ছে আল্লাহ। অথচ মসীহ তো বলেছিল- 'হে চর 
| বনী ইসরাঈল, আল্লাহর বন্দেগী কর, যিনি আমারও রব, তোমাদেরও রব । বস্তুতঃ আল্লাহর সাথে অন্য কাউকে যে 
|] শরীক করেছে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছেন। আর তার পরিণতি হবে জাহান্নাম । এই সব 
টু যালেমের কেউ সাহায্যকারী নেই ; 
|] ৭৩. নিশ্চয়ই কুফরী করেছেঃ তারা যারা বলেছে। আল্লাহ তিন জনের মধ্যে একজন । অথচ প্রকৃত পক্ষে এক আল্লাহ | 
রর ছাড়া আর কোন ইলাহ নেই। is 


৯ ্‌ ১৫৪ 
পা SS ৬88 রক 2 


তারা বলে ভি সি না যদি 


০১০ > ও gl ig" 
যসীহ না 


(ছিল) 


৮ ৩৫ ও ৫১ Va ॥ ৬৫ 


বু: তারা যদি তাদের এই সব কথা হতে বিরত না হয় তবে তাদের মধ্যে যারা কুফরী করেছে তাদেরকে কঠিন | 
যন্ত্রনাদায়ক শাস্তি দান করা হবে। : 
£ ৭৪. তারা কি আল্লাহর নিকট তওবা করবে না, তার নিকট ক্ষমা চাইবে না? বস্তুতঃ আল্লাহ বড ক্ষমাদানকারী ও 5 
[8] অন্থহীল। : 
| ৭৫. মরিয়ম পুত্র মসীহ কিছুই ছিল না- একজন রসূল ছাড়া । ভর পূর্বে আরও অনেক রসূলই অতীত হয়ে গেছে। ‘5 
চু] তার মাতা এক পবিত্র ও সতাপ্থী মহিলা ছিল! তারা দুজনই খাদ্য গ্রহণ করত । লক্ষ্য কর, তাদের সামনে সত্যের 
[|] নিদর্শন সমূহ আমরা কিভাবে সুষ্ষ্টরূপে তুলে ধরছি। নু 


সূরা আল-মায়েদা- ৪ ১৫৫ | পারা-৬ 


2 2০-22-2222 শের শের শের 
হি 9 আহ ও আআ 2 চ আ ৩ আর আও আপ গজ [টাকি আজ 


প্রি তোমরা ইবাদত কর কি বল টিন কোথায় লক্ষ্য কর এরপরও ৭ 
পে 
¢ 


(৬ য়া নৰ SAE দি 


মি কোন উপকারের না এবং কোন ক্ষতির দর ক্ষমতা রাখে না ছাড়া = 
শী জন্য) 


৯৪) এ ৩ 2 & রি টা 
Ene ২ 9 ri) 2:৮৫ 2 2 2 E 
সবকিছুই জানেন সবকিছু শুনেন 2 আন্তাহ অথচ 


চনহ 


৮২ 
৬ 
১৬৬ 
নত 
NL 
ee ৬ 
N 
৬৪৬ 
৬৯ 
E\ 
বং 
৬ 
$° 
২ 
টিলা 
শি 
স্পা সি 


বু 
ৰ 
El 
ন 
প্র 
? 
= 
g 


Lanse ns 


চু] তারপর এও লক্ষ্য কর যে, তারা কিভাবে বিপরীত পথে চলে যাচ্ছে৪৪ । ‘s 
: ৭৬. তাদেরকে বল, তোমরা কি আল্লাহকে ছেড়ে সেই জিনিসের এবাদত ও পৃূজা-উপাসনা কর যা তোমাদের না | 


ন] কোন ক্ষতি করার ক্ষমতা রাখে, না কোন উপকার করার । অথচ সব কিছু শুনার ও সবকিছু জানার ক্ষমতাশালী | 
টু] ৭৭. বল, হে আহলি-কিতাব , নিজেদের দ্বীনের ব্যাপারে তোমরা অন্যায় বাড়াবাড়ি করো না। এবং সেই লোকদের | 
দু খোশ-খেয়াল ও কল্পনার অনুসরণ করো না। যারা তোমাদের পূর্বে গোমরাহ হয়ে গেছে ও অনেক লোককে গোমরাহ চু 
3 88. এখানে মাত্র কয়েকটি শব্দে ঈসা (আঃ)-এর খোদায়ী সম্পর্কিত খৃষ্টানদের বিশ্বাস এরূপ পরিষ্কার ও সুন্দরতাবে খন্ডন [রর 
রর করা হয়েছে যে তার থেকে ভাল ও স্পষ্টরূপে খণ্ডন সম্ভব নয় । হযরত ঈসা মসিহ প্রকৃতপক্ষে কি ছিলেন- কেউ যদি চি 
নর তা জানতে চায় তবে উক্ত চিহ্ন ও লক্ষণসমূহ হারা নিঃসন্দেহে জানতে পারবে যে- তিনি মাত্র একজন মানুষ ছিলেন । fe L 
[] যে ব্যক্তি এক স্ত্রী লোকের গর্ভ থেকে জন্মলাভ করেছেন; ভার বংশনামা পর্যন্ত বর্তমান আছে, যিনি মানুষের দেহ-বিশিষট [ 
ছিলেন, মানবীয় সীমা ও নিয়মে বন্ধ ছিলেন, মানুষের জন্য বিশিষ্ট গুনাবলী দ্বারা গুণাছিত ছিলেন, যিনি নিল্লা যেতেন, নু 
টি. আহার করতেন, গরম ও ঠাডা ধারা প্রভাবিত হতেন- এমনকি খৃষ্টানদেরই নিজেদের বর্ণনা মতে- যাঁকে শয়তান ছারা চু 
পটু. পরীক্ষায় নিক্ষেপ করা হয়েছিল, ভার সম্পর্কে কোন বুদ্ধিমান মানুষ কি এ ধারণা করতে পারে ে;-তিনি স্বয়ং আল্লাহ 
চূণ কিবো আর়াহর 'উলুহিয়াতে অংশীদার বা সহকারী ছিলেন? চু 


HOE T= 5 =_ nfs আগ আল আঃ ও আ এ পি আর আ আগ জং 


রী 8৫ পেত) 


ER Ph 
পি ভাষায় 


2 তারা 


51৮০৮ 


রুকু ৯ 


৪৫. 


টপ TR RR RS BP WRT ET P 


ও তারা অবাধ্য 
হয়েছিল 


ইসরাঈলদের 


ue 
৮ 

এ কারণে 
যে. 


উদ! দরদ গলে না 


৫ 
৬) 
Pd 


এটা 


৮৫ 


ho 3 


ৰ্নী 


Ad 2d 


রত রে 
৩ 


আভিশাপ করা 
মধ্যহতে ৬, ১১৮ হর 


টে 


রর 


Cy ৬৯ E 


রণ 


প্রত 


১১৫2 22 ৬ 2 222 


মারয়ামের পুত্র 


তারা করতে ছিল যা 


১1১০৮ 


পাও ৬৫ 


ঈসার 


Al +১ 


নিকৃষ্ট অবশ্যই কুফরী করেছে ভোদ্রে সাথে) 


০১2 5 Ho SE 


তারাছিল তারা সীমালংঘন করত 
(এমন যে) 


OE 6 ৮ 


(24 চিনির 
পর যা তারা করত 
পে Ladd ৩৮৪১৭ 
6৩ 

‘তারা বন্ধুত্ব করে তাদেরমধ্যহতে 
৩১-৪৯-৯০১৫ 2234 

তাদের প্রবৃত্তিসমূহ তাদের জন্যে 


রর ৭৮, বনী-ইসরাঈলে মধ্য হতে যেসব লোক কুফরীর পথ অবলম্বন করেছে তাদের প্রতি দাউদ ও মরিয়াম পুত্র ঈসার 
ধন মুখ দিয়ে অভিশাপ করা হয়েছে, কেননা তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং অত্যন্ত বাড়াবাড়ি করছিল। 

৭৯, তারা পরস্পরকে পাপ কাজ হতে বিরত রাখা পরিহার করেছিল৪৫; অত্যন্ত খারাব কর্মনীতি ছিল যা তারা 
অবলম্বন করেছিল । 

৮০. আজ তোমরা এমন বছ লোক দেখতে পাচ্ছ যারা (ঈমানদার লোকদের বিপরীতে) কাফেরদের সাথে বন্ধুতা ও 
সহযোগিতা করতে ব্যতিব্যস্ত নিশ্চয় অত্যন্ত খারাব পরিণামই সামনে রয়েছে যার ব্যবস্থা তাদের প্রবৃত্তি সমূহ 
তাদের জন্যে করেছে। ূ 

এ কথা অতি স্পষ্ট- পরিষ্কার যে, প্রত্যেক জাতির পতন ও বিপর্যয় প্রথমে মুষ্টিমেয় কয়েক জনের দ্বারা শুরু 
হয় ৷ তখন জাতির সমষ্টি গত চেতনা ও অনুভূতি যদি জীবন্ত থাকে, তবে সাধারণ জনমত এঁ বিপথগামী 
লোক কয়টিকে দমন করে রাখতে পারে, এবং জাতি সামগ্রিক ভাবে বিগড়ে যেতে পারে না। কিন্তু জাতি ' 
যদি এ ক'টি লোক সম্পর্কে শিথিলতা ও অসতর্কতা পোষণ শুরু করে এবং দু্কৃতকারী লোকদের নিন্দা- 
ন্‌ তিরস্কার করার পরিবর্তে যদি সমাজের মধ্যে খারাব কাজ করার জন্য তাদের স্বাধীন ভাবে ছেড়ে দেয়, 
রর তাহলে সেই খারাবি যা প্রথমে মাত্র কয়েকটি মুষ্টিমেয় ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল ধীরে ধীরে সমগ্র 


ED ০ আশ এ এআ এ এ আজে আহ পি এ লা জে হিসি সত a 


রং 


ক্রস জারা চদা 


I DD NIH 


রঃ জাতির মধ্যে তা বিস্তার লাভ করবেই এইটিই ছিল মুল কারণ, যা শেষ পৰ্যন্ত বনী-ইসরাইলের বিপর্যয় টুর 


ডেকে এনেছিল। 


সূরা আল-মায়েদা- 8 ১৫৭ 


৫৮5 . 3 3d ৬ 
TE 3 4 যা 2) টু 
আযাবের মধ্যে এবং তাদের উপর আল্লাহ হয়েছেন এলো A 

॥ 222৪ Se Ze ৰ / 
DL 085, IP >» 
- ন এবং 


৮ 
আল্লাহর উপর 


2201 el চিত ১১৬৬ 


প্রাক া। 
০2১ 
যারা 


৮১. তারা যদি বাস্তবিকই আল্লাহ, রসূল এবং সেই জিনিস মেনে নিতে প্রস্তুত হত যা নবীর প্রতি নাযিল হয়েছে তবে ন 
নু তারা কখনো (ঈমানদার লোকদের বিরুদ্ধে) কাফের লোকদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করত না। কিন্তু তাদের হ 
টি অনেকেই সীমালংঘন করে। রর 
৮২. তোমরা ঈমানদার লোকদের প্রতি শত্রুতার ব্যাপারে ইয়াহ্‌দ ও মুশরিকদেরকে অধিক মজবুত পাবে এবং নত 
নী ঈমানদার লোকদের সাথে বন্ধুতা করার দিক দিয়ে সেই লোকদেরকে অতি নিকটবর্তী পাবে যারা বলেছিল, যে, ্ 
| ‘আমরা নাসারা”। তা এই কারণে যে, তাদের মধ্যে এবাদতকারী আলেম ও দুনিয়াত্যাগী ফকীর দরবেশ বর্তমান [নু 
রর ET ES ‘s 


J | ds চি] র্ট্‌ রে রা 
রসূলের প্রতি সিল করা সা তারা গে যখন এবং | 


Gz Bk চ 2$)। 05 


মহাসত্যকে তারা চিনেছে ৮ অশ্রু দ্বারা ভরে পড়ে রর 
৫০৪ Col HL. BS 
১2১8৯ 22 555 ৩০ ৩৫৮ 
ন কি এবং সাথে ০০4৮৮ অতএব রা যু i 
064,৬০৫ 02 উগ্ও রি DL HY: 
যে মি ও মহাসত্য 9৮ যা এবং আল্লাহর উপর ঈমান আনব (যে) : 
আমরা না টু 
Prd টি রিল ১ এটি 
| AES ০ ০১৯৮) 292)) 25 ৫০ ৬৩ | 
খে সৎকর্মশীল লোকদের সাথে আমাদের রব আমাদের শামিল পু 
পা, 2৮5 ৃ এ 
এ 9 
এ এ 
2, 292 বাবে রত 
Gu Hr ৬১ 
নেক লোকদের এটা 


প্রতিদান 


এবং ভার মধ্যে ra 
রি তার 
ন] ৮৩. যখন তারা রসূলের প্রতি অবতীর্ণ বাণী শুনতে পায় তখন তোমরা দেখতে পাও যে, সত্যকে জানা ও চেনার 
] প্রভাবে তাদের চক্ষু সমূহ অশ্রুধারায় সিক্ত হয়ে যায়। তারা বলে উঠেঃ হে আমাদের রব আমরা ঈমান এনেছি, | 
শট আমাদের নাম সাক্ষীদাতাদের সংগে লিখে নিন। টী 
; ৮৪. তারা আরও বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান আনব না কেন, এবং যে মহান সত্য আমাদের নিকট এসে 
টু পৌছেছে তাকে মেনে নেব না কেন যখন আমরা বাসনা করি যে, আমাদের আল্লাহ আমাদেরকে নেক লোকদের টু 

] মধ্যে শামিল করে নিন? ন 
£ ৮৫. তাদের এই কথার কারণে আল্লাহ তাদেরকে এমন বেহেশত দান করবেন যার নিন্নদেশে বর্ণাধারা বাহিত হয় | s 
লু] এবং তারা সেখানে চিরদিন থাকবে । এ সঠিক অচারণ গ্রহণ-কারীদের কর্মফল ৷ টু 


সূরা আল-মায়েদা- ৪ পারা-৭ 


ৃ ৫2 < | | 
15 


যঃ dl ot ৬১১ রঃ য়ে ৪ ৩৫ 
প্র. পৃ ২ সব লক অমাদে দিযা ও 


EM TE 


+o oo 


পবিত্র জিনিস সমূহকে ভোমরা হারাম না ঈমান এনেছ 
Ne 


0 al 91. ৮1১৩৩৩০ 


পুর ভালবাসেন না আল্লাহ নিশ্চয়ই তোমার সীমালংঘন করো না এবং 


০ 12 21 26০ (6 154 


পবিত্র 


শ্রী ৮৬. কিন্তু যারা আমার আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করেছে এবং তাকে মিথ্যা মনে করেছে তারা টু 
নি জাহান্নামের অধিবাসী হবে। ্ 
নন রুকু-১২ : 
ন ৮৭. হে ঈমানদারেরা যে পাক জিনিসগুলো আল্লাহ তোমাদের জন্যে হালাল করেছেন তোমারা সেগুলোকে হারাম | 
[ করে নিয়ো না ৪৬ এবং সীমালঙ্গন করে যেওনা । যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদেরকে সাংঘাতিক অপছন্দ 
ই] করেন। £5 
8] ৮৮. যা কিছু হালাল ও পবিত্র রেষেক আল্লাহতা'আলা তোমাদেরকে দান করেছেন তা খাও, পান কর এবং সেই! চুল 
£4 আল্লাহর নাফরমানী হতে দূরে থাক যাঁর প্রতি তুমি ঈমান এনেছ। টন 
১] ৪৬. এই আয়াতে দুটি কথার আদেশ করা হয়েছে। প্রথম এই যে- নিজেরা হালাল ও হারাম করার স্বাধীন 
অধিকারী বনে বসো না। হালাল তা-ই যা আল্লাহ হালাল করেছেন, ও হারাম তা-ই যা আল্লাহ হারাম 
করেছেন৷ নিজেদের স্বেচ্ছাধীনে যদি কোন হালালকে হারাম কর তবে আল্লাহর কানুনের পরিবর্তে 
প্রবৃত্তির কানুনের অনুসারী হয়ে যাবে। দ্বিতীয় আদেশ হচ্ছে- খৃষ্টান সন্ন্যাসী, হিন্দু যোগী, বৌধ ভিক্ষু ও 
প্রাচ্য মরমিয়া বাদীদের মত বৈরাগ্য এবং দুনিয়ার বৈধ স্বাদ-আস্বাদন পরিহার করার পন্থা অবলম্বন করো 
না। 


লেনে তো 5; 3 590 এ 2) 455 S মূ : 


তোমাদের ধরবেন কিন্তু তোমাদের শপথগুলোর মধ্যকার অর্থহীন সপ আল্লাহ তোমাদের ধরবেন ন! 


পে ১৫৫ 2252 “ 
২০৬৪) 25০৩৫ 0৩ moss sk 


দশজন খানা ধাওয়ান তার কাফফারা অতএব শপথগুলো তোমরা দৃঢ়তাবে কর ঠা: 
নে Oe রি ৩ “3 তত 
2292/2 De 57 রর রে ১91 ডে 


তাদের বন্ত্রদান বা রা তোমরা খাওয়াও ধরণের দরিদ্র ব্যক্তিকে 


রা ভারে না তবে এ কি বা 
(রাখবে) ত্য সর যে (শপথের কাফফারা) 


2৫ 3 ১৬০19 ৪ Yd; 


যন এবং রাজ যখন তোমাদের শপথের 


৩ পতি পর্ণ 11 2 6 37২ Pus ৰ 
5» ~~ 40১1 ০৮% ৬] Ly 
তোমরা যেন তার নিদর্শনাবলী তোমাদের আল্লাহ বর্ণনা করেন এভাবে রে 
টি রি 


) জজ) জা) আছ. 
জা আত শা আজ = এজ রান আত আক আজ 


ভু, জজ এ 


শে 


Buen 


৮৯. তোমরা যে সব অর্থহীন শপথ করে থাক আল্লাহ সে জন্য পাকড়াও করেন না। কিন্তু তোমরা জেনে বুঝে যেসব | 
‘কসম’ খাও সে সম্পর্কে তিনি অবশ্যই তোমাদের পাকড়াও করবেন । (এই ধরণের কসম ভংগ করার জন্য) 
কাফ্ফারা হচ্ছে দশজন মিসকিনকে মধ্যম মানের খাদ্য খাওয়ানো- যা তোমরা তোমাদের ছেলে-পিলেদের খাওয়ায়ে | 
থাক। অথবা তাদেরকে কাপড় দান করা কিংবা একটি ক্রীতদাস মুক্ত করা । আর তা করার যার সামর্থ নেই সে চু 
তিনদিন রোযা রাখবে । বস্তুতঃএ হচ্ছে তোমাদের কাফ্ফারা, যখন তোমরা কসম খেয়ে তা ভেঙ্গে ফেল। তে 
নিজেদের কসমের হেফাযত করতে থেকো । আল্লাহ তার আহকামকে এভাবেই তোমাদের জন্যে সুস্পষ্ট রূপে 
বিশ্লেষণ করেন, সম্ভবতঃ তোমরা শোকর আদায় করবে। 


রে ) ৩9) ডিএ cy! 
(৪ এরি ৮ 2 LEH 
অপবিত্র 


ভাগ্য নির্ধারক ও পূজার বেদীগুলে৷ 
শরগুলো 


4০12১ 6৫৫ 229.12 
ORE FASS 1s ও 
রা তোমরা যেন এ 
রত ৫৫ ৫7৫ doe ৩০ 
রে ৩ 2 ER 5 


তোমাদের মাঝে ঘটাবে 


৬ তি টি 


তোমাদের বাধা 
দেবে 


EU, nm. nt, 
EER 


usa nau pn ge. FT 
CN EEC Of 


৯০. হে ঈমানদার লোকেরা শরাব (মদ্য), জুয়া ও এই আস্তনা ও পাশা- এসব-না-পাক শয়তানী কাজ । তোমরা তা 
পরিহার কর । আশা করা যায় যে, তোমরা সাফল্য লাভ করতে পারবে৪৭। 

৯১. শয়তান তো চায় যে শরাব ও জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা ও হিংসা-বিদ্বেষের সৃষ্টি করবে [ 
এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামায হতে বিরত রাখবে । 


৪৭. মদ্যপানের হারাম হওয়া সম্পর্কে এর পূর্বে দুটি আদেশ এসেছিল তা সূরা বাকারার ২২৯ আয়াত ও সূরা 
নিসার ৪৩ আয়াতে উল্লেখিত হয়েছে । এখন এই শেষ হুকুম আসার পূর্বে নবী করীম (সঃ) এক ভাষণে 
লোকদেরকে সতর্ক করে দেন যে, আল্লাহতালা শরাবকে খুবই অপছন্দ করেন। সুতরাং এর চুড়াস্তরূপে 
হারাম হবার হুকুম নাযিল হওয়া অসম্ভব নয় । অতএব যাদের কাছে মদ্য মওজুত আছে তারা তা বিক্রয় 
করে ফেলুক। এর কিছুদিন পরে এই আয়াত নযিল হয়, এবং তিনি ঘোষণা করে দেন যে, এখন যার 
কাছে শরাব আছে সে তা পানও করতে পারবে না, বিক্রয়ও করতে পারবে না; তাকে তা নষ্ট করে 
ফেলতে হবে । ফলে, তথনই সমস্ত শরাব মদীনার গলিতে গলিতে প্রবাহিত করে দেয়া হলো। 


einen 


চ 
nl 
a 
BD 
| 
দি 
RL) 
., 
= 
কি) 
5! 
Le 
Ll 
=. 
Ls 
Lh 
ছ 
LY 
এ 
নি 
এজ. 
El 
চা 
Ll 
B 
এআ 
ঃ 
nu 
৪ 
Ll 
. 
EL) 
[) 
BL 
ন 
এজ 
০ 
= 
[নি 
ত 
টি, 
ছি 
a. 
kad 
নি 
সী 
এজ 
EL) 
পর 
০ 
লৈ 
cu 
জ 
জ. 
! 
=f 


A 
ue na, a 
জং আরা, 2) ভা ew 


সূরা আল-মায়েদা- ৪ ১৬২ রঃ পারা-৭ 


ডি 2 


রত 
৬৬] এ 


তোমরা সতর্ক হও |) 


দাহন ic died উপর যে 
পৌছান (দায়িত্ব) 


৪ পি ৩৯০ | 83 ০ 0১1 


রি 
সে ক্ষেত্রে কাজ করেছে ও ইমান এনেছে ভা 


৯৬) 1৮৮ 519 EE LN | 
নেকীর a 


কাজ করে ৭ দদাক 0 তারা ভয় করে যখন 


A 224 
ESE 12) যা তে 1৮৩০1 ১ 
£] ভালবাসেন আল্লাহ এবং তারা উন্তম কাজ ও তারা সংযত এরপর তারা মেনে ও 
Ey করে থাকে নেয় (সব নির্দেশ) 
8 
ee 
r 


|] এখন তোমরা কি এ সব জিনিস হতে বিরত থাকবে? রঃ 
মু ৯২. আল্লাহর ও তার রসূলের কথা মেনে চল এবং (নিষিদ্ধ কাজ হতে) ফিরে থাক। কিন্তু তোমরা যদি এই | 
[s আদেশের বিরুদ্ধতা কর তবে জেনে রাখ যে, আমাদের রসূলের উপর সুস্পষ্ট ভাষায় শুধু হুকুম গুলি পৌছে দেয়া ছিল টুর 
|] দায়িত্ব । :: 
] ৯৩. যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তারা পূর্বে যা কিছু ‘খানা-পিনা' করেছে সেজন্যে কোনরূপ পাকড়াও | 
* করা হবে না; অবশ্য যদি তারা ভবিষ্যতে হারাম জিনিসগুলো হতে দুরে সরে থাকে এবং ঈমানের উপর মজবুত হয়ে ১ 
দাড়িয়ে থাকে ও ভাল কাজ করে । অতঃপর যে যে কাজের নিষেধ করা হবে , তা হতে বিরত থাকবে এবং আল্লাহর টুন 
=: যে ফরমানই হবে তা মেনে নিবে ও আল্লাহর ভয়ের সাথে সৎ নীতি অবলম্বন করবে । আল্লাহ নেক আচরণশীল ২ 
ন] লোকদেরকে পছন্দ করেন। : 


পা গা 
EEA ৫ ৩৬ 2 


15 51921 0250 ও oH 
রর যয না ঈমান এনেছ যারা ওহে মূৰ্মন্তুদ 


এ পর্বত 234 


2 
রর 


ইচ্ছাকৃতভাবে 2 
টং রুকু-১৩ হত 
হু] ৯৪. হে ঈমানদারগণ, টিসি লা ORT TE SR যা সম্পূর্ণরূপে টি 
ত ৮১৬37১8৬555 258 
: ধান-বাণীর পরও যারা আল্লাহর নির্দিষ্ট সীমা লংঘন করবে তাদের জন্যে অত্যন্ত পীড়াদায়ক আযাব রয়েছে। রর 
* ৯৫. হে ঈমানদারগণ, এহরাম বাধাঁ অবস্থায় শিকার করো না৪৮। তোমাদের কেউ যদি জেনে বুঝে এরূপে করে Fe 
দু বসে s 


টু] ৪৮. স্বয়ং শিকার করা বা অন্য কারুর শিকারে কোনরূপ সাহায্য করা- দুটা কাজই এহরাম বাধা অবস্থায় 

ন হারাম । এমন কি যদিও অন্য কেউ শিকার করে তবুও তা খাওয়া মুহরিম ব্যক্তির পক্ষে বৈধ নয় । অবশ্য 
কোন ব্যক্তি যদি নিজের জন্য নিজে শিকার করে এবং সে তা থেকে মুহরিম ব্যক্তিকে উপটৌকন স্বরূপ 
কিছু দেয় তবে মুহরিম ব্যক্তির পক্ষে তা খাওয়ায় কোন দোষ নেই । অবশ্য “মুহবিম অবস্থায় শিকার করা 
হারাম'এই সাধারণ নির্দেশের আওতা থেকে ক্ষতিকর জন্তু-জানোয়ার বাদ। এহরাম বাধা অবস্থাতেও 
সাপ, বিচ্ছু, পাগলা কুকুর এবং এদের মত ক্ষতিকর অন্যান্য জন্তু-জানোয়ার মারা বৈধ । 


A 


ও 2৬ 51 Gs লে তে 


ফয়সালা গৃহপালিত) মধ্যহতে 9৪ যা লে অনু বিনিময়তবে 


(1 2৬ HAE Xt) 1 98 


(কয়েকজন) খানা খাওয়ান কাফফারা বা 
14 


iS 
& ৯৮৮৮ 0609 63 ৮৬ ও 
সে কুফলের রর রোজা এর 
(রাখতে হবে) 


PAA 2/ ৮ EAA Ld 
2০০ ১৩ ০০ (৯০ 4 ৮ ৪৩ ৬. 


তার থেকে ০০০০০১১১৩১৭ যে কিন্তু অতীত হয়েছে তা) 


Lt ৫৮৪ 69,291 ১ A 


রর তোমাদের ৮০ চিনি 
ঠা 


EAE 4 ৫2 420 


তত শ্রবং ৮ ০ তা ভক্ষণকরা ও 


লু] তবে যে জন্তু সে হত্যা করেছে তারই সমান পর্যায়ের একটি জন্তু তাকে উৎসর্গ করতে হবে। এ সম্পর্কে চর 
|] ফয়সালা করবে তোমাদের মধ্য হতে দুজন সুবিচারক লোক এবং এই অর্থ ক'বায় পৌছে দিতে হবে নতুবা এই 5 
2] গুলাহের কাফফারা স্বরূপ কয়েকজন মিসকীনকে খাবার খাওয়াতে হবে; কিংবা তার অনুপাতে রোযা রাখতে হবে, £5 
নর যেন সে নিজের কৃতকর্মের স্বাদ নিতে পারে। পূর্বে যা কিছু হয়েছে তা আল্লাহ মাফ করে দিয়েছেন কিছু এখন যদি চু 
; কেউ এরূপ কাজের পুনরাবৃত্তি করে তবে আল্লাহ ভার প্রতিশোধ নিবেন আল্লাহ সর্বজয়ী এবং প্রতিশোধ গ্রহণের রর 
নু ৯৬. তোমাদের জন্যে সমৃদ্রের শিকার ও তা খাওয়া হালাল করে দেয়া হয়েছে। যেখানে তোমরা অবস্থান কর ন্‌ 
৫ সেখানেও তা খেতে পার এবং কাফেলার জন্যে সম্বল বানিয়ে নিতে পার । 


ছা 
i, 
চু 


তোমরা যতক্ষণ থাক এ শিকার 


A এ তাত 


8 5 20102 022০5 92) 


আল্লাহ বানিয়েছেন = IE 2 
(এমনসত্বা 


G3 521০ | 545) £ 5 


in nnn, nn nem আআ জজ) EAL 


। জং জে) জা, জা) sn, 
ata ue ae 


অবশ্য স্থলভাগের শিকার- যতক্ষণ পর্যস্ততোমরা ‘ইহরাম’ বাঁধা অবস্থায় থাকবে তোমাদের প্রতি হারাম করা হয়েছে | 
রত 7 আভএব সেই আল্লাহর নাফরমানীহতেদরে থাক যার সামনে পেশ হবার জন্যে তোমাদের সকলকেই পরিবেষ্টিত 5 
৫ করে হাযির করা হবে। 
ই] ৯৭. আল্লাহতা'আলা মহান সম্মানিত ঘর ‘কাবা'কে লোকদের জন্যে (সামজিক ও সামগ্রিক জীবনের) প্রতিষ্ঠার 
মু উপকরণ বানিয়েছেন এবং হারাম মাস, কোরবানীর জন্তু ও গলার রশিসমূহকে (এই কাজের) সাহায্যকারী বানিয়ে 


| দিয়েছেন। যেন তোমরা জানতে পার যে, আল্লাহ আকাশ রাজ্য ও দুনিয়ার সকল অবস্থা সম্পর্কে অবহিত, এবং 
2] প্রত্যেকটি জিনিস সম্পর্কে তিনি জানেন। 


0) 
i 
= 
| 
চা 
৮ 
এ 
তি 
5 
Fe 
a 


1, 


জি; 2) 8) জি রা) রে) চা) জি) জা) 
শি 


রান রেল রিল দিলি জেট লি 


টি 


স্্ 


a! fo) 


EE, রা জা। জে. প্রা, 
রা on LON 


ua, জং জা। জা? 
০ 


LEE 
আর্ত, জজ 


সর Pte BD 


mn. জজ 
শ্রী 


mn 
8 
নি 

১৪ 


টিনা 


ছা) হা) জা, জা, 
সা আনি জা 


nnn nN, nnn nnn ann. 


ঢা 


৫৫ 
৩ 


(এও) 


(পয়গাম) 
পৌছান 


এবং 


এ ছাড়া 


সমান হয় না (হেনবী) 
বল 


242 
Pad 


নাপাকের 


5 ৩৯৫ 2) ৫ 
শান্তিদানে 


স্পা চপ 2 
255) 
আল্লাহ যে তোমরা জেনে রাখ 


b GL 


এং কঠোর 

শি রে ৩০৫ পর্ণ রত £55৫ 2৬ এ 

AHL 9556) ৬৪ ৩ ৬ HF 4 
রসূলের উপর না 


মেহেরবান ক্ষমাশীল আল্লাহ 
পাট 24 


(দায়িত্ব) 
€ ৫ তে ৩ / ৮০৫64 ৫৩৮2 ৫৮. / 
G45 & ৪৫5৫ ৬: 02৩৩3 ৬ ৮৩৪ ঠা এ 


তোমরা গোপন যাকিছু ও তোমরা প্রকাশ যাকিছু জানেন আল্লাহ এবং 


কর কর 

29424 Aided A vr ৫.২ 22d2 

rPL ৯১) রর 

EI SLES 2 5 15 ০১) 

আধিকা ভোমাকেচমতকৃত যদিও এবং পাক ও নাপাক 
করে 


টে রি 3 2 রে রী 5 350 রা 
পলক হত রর 


ন অনুগ্থহকারীও। 
৯৯. রসূলের উপর তো শুধু পয়গাম ও দাওয়াত পৌছে দেয়ারই দায়িতৃই অর্পিত। তোমাদের প্রকাশ্য ও গোপন 
সকল অবস্থা আল্লাহই জানেন। 
১০০. হে নবী, তাদের বল, পাক ও নাপাক কোন অবস্থায় এক রকম নয়, নাপাক জিনিসের প্রাচুর্য তোমাদেরকে 
যতই আসক্ত ও আকৃষ্ট করুক না কেন৪৯। অতএব হে লোকেরা যাদের বুদ্ধি ও জ্ঞান আছে, আল্লাহর নাফরমানী 
হতে দূরে থাক; আশা করা যায় যে, তোমরা সফলতা লাভ করতে পারবে । 


তোমরা যাতে বিবেক বুদ্ধির অধিকারী হে আল্লাহকে 


পুধ ৯৮. সাবধান, আল্লাহ শাস্তিদানের কাজেও অত্যন্ত কঠোর এবং সেই সংগে তিনি অত্যন্ত ক্ষমাশীল ও 


৪৯. এ আয়াত মূল্য ও মর্যাদার অন্য এমন একটি মানদন্ড পেশ করে যা বাহ্যদর্শী মানুষের মূল্যমান থেকে 
সম্পূর্ণ স্বতন্ত্র । বাহ্যদর্শী মানুষের দৃষ্টিতে ১০০ (একশত) টাকা অবশ্য ৫ (পাচ) টাকা থেকে বেশী 
মূল্যবান । কারণ একটা সংখ্যা একশ ও অন্যটা মাত্র পাঁচ । কিন্তু এ আয়াত শরীফ বলেঃ শত টাকা যদি 
আল্লাহর না-ফরমানির রাস্তা দিয়ে অর্জন করা হয় তবে তা অপবিত্র; এবং পাচ টাকা যদি আল্লাহর 
আনুগত্যের রাস্তা দিয়ে অর্জন করা হয়, তবে তা পবিত্র । আর অপবিত্র জিনিস পরিমাণে যতই বেশী 
হোক না কেন তা কখনো কোনরূপেই পবিত্র বস্তুর তুল্য হতে পারে না। 


st CON EN MEN 
আআ জজ জা জং 


|: 8১ ১ ৪) জি.) 8). 
সা, লে এও ছি? জং 


EE, AEA, 
কি শি 


আআ) জা 


(ভিলেন নি ভান পনের 


ES: mE) 
১ আর, জা) জা, 


| ও জ। জি । জা) 
আল পরল তত তত 


EE 


EEE 


TE TT TTT 
প্রঃ ভরত ভ? জা) জা) uw, 


A,B, ভা জা ভা, 
/ 'আ। আি) 27 আত আও a, 


js 0 জার জং 
LILLARD 


শর 


1, জে) 181) আঃ জা 
শে হি 


সূরা আল-মায়েদা- ৪ ১৬৭ পারা-৭ 


kh ann.nasaanansasaanasnns snag as 


=, 2 চত টি এ ৮ না টি প্র ৫ পনি :: 
পে 0 EE ১৮ 1S S 1521 (20 ৮ 
প্রকাশ করা যদি by ৩ ভোমরা জিজ্ঞাসা না ঈমান এনেছ যারা ওহে 


নি 2 2 ১০ 52১৭ ঃ 
55 US ০2৯৩৮ । রি ৩৮5 এরি মা 


নাযিনহয় যে সময়ে তা সম্পর্কে হর যদি এবং তোমাদের খারাপ তোমাদের চন 


সহনশীল ক্ষমাশীল আল্লাহ এবং সেসুম্পর্কে আল্লাহ মাফ তোমাদের প্রকাশ করা চু 


রণ চা 2A ৫ এ যে yu 2 
৪ ১০০! “১ 2৩ 02 4 (৬ ও 


তাসম্পর্কে তারা হয়ে গিয়েছিল এরপর তোমাদের পূর্বেও লোকেরা তা প্রশ্ন করেছিল নিশ্চয় 


| রুকু-১৪ রঃ 
হু] ১০১. হে ঈমানদার লোকেরা, এমন কোন কথা জিজ্ঞাসা করোনা যা তোমাদের সামনে জাহির করে দিলে তা 


লি তোমাদের পক্ষে অসহ্য মনে হবে৫০ কিন্তু তোমরা যদি সে বিষয়ে কোরআন নাযিল হবার সময় জিজ্ঞাসা কর তবে | 
নী তা তোমাদের নিকট প্রকাশ করে দেয়া হবে । এখন পর্যন্ত তোমরা যা কিছু করেছ আল্লাহ তা মাফ করে দিয়েছেন চু | 
নু তিনি বাস্তবিকই ক্ষমাকারী ও ধৈর্যশীল । 
| ১০২. তোমাদের পূর্বে একদল এই ধরনের প্রশ্নাবলী জিজ্ঞাসা করেছিল, পরে তারা এই সব কারনেই কুফরীতে টু 


নিমজ্জিত হয়ে পড়েছে। 


: 
] ৫০. নবী করীম (সঃ)-এর কাছে লোকে অদুত অভুত অর্থহীন এমন সব প্রশ্ন জিজ্ঞাসা করতো যার না দ্বীনের র্‌ 
5 ব্যাপারে আর না দুনিয়ার ব্যাপারে কোন প্রকার প্রয়োজনীয়তা ছিল। এরূপ অনর্থক প্রশ্ন করা সম্পর্কে | 
রে এখানে সতর্কবানী উচ্চরণ করা হয়েছে। “ 


nen anaes 


টি 77077 


টু 9)? ১০৬ 
কিন্ত কোন ‘হাম’ 


: ou J রে $23) ৷ 4১ 


না ডি? এবং আল্লাহর 


: ১০৩. আল্লাহ না কোন 'বহীরা' নির্দিষ্ট করেছেন, না 'সায়েবা', না ‘অসীলা’ এবং না 'হাম'৫১। কিন্তু এই কাফেররা পু 
রতি যা অপাদ আরোপ কে থাকে। আর এদের কাই দেই সই এই সব লগ el 


এখানে আরবাসীদের কতকগুলি কুসংস্কারের উল্লেখ করা হয়েছেঃ 

বহীরাঃ সেই উদ্ত্রীকে বলা হয় যে পাচবার শাবক প্রসব করেছে । এবং শেষ বারে পুরুষ শাবক প্রসব 
করেছে। জাহেলিয়াতের যুগে আবরবাসীরা এরূপ উদ্্রীর কান চিরে দিয়ে তাকে স্বাধীনভাবে বিচরণ করার 
জন্য ছেড়ে দিত। তার পর কেউ তার উপর আরোহণ করতো না এবং তার দুগ্তও পান করতো না, তার 
পশমও কাটা হতো না; এবং এরূপ উদ্টরীর স্বাধীনতা ছিল সে যে কোন ক্ষেতে ও যে কোন চারণভূমিতে 
চরে বেড়াতে পারতো এবং যে কোন ঘাটে ইচ্ছা পানি পান করতে পারতো- তাকে বাধা দেয়া নিষিদ্ধ 
ছিল। 

সায়েবাঃ সেই উ্ট বা উদ্্রীকে বলা হত যাকে কোন ‘মানত’ পূর্ণ হওয়ার, বা কোন ব্যাধি আরোগ্য হওয়ার 
কিংবা কোন বিপদ থেকে রক্ষা পাবার কৃতজ্ঞতা জ্ঞাপন স্বরূপ উৎসর্গ করে দেয়া হতো। তা ছাড়া যে উন্ট্রী 
দশবার শাবক প্রসব করেছে এবং প্রতিবারই “মাদা' শাবক প্রসব করেছে তাকেও মুক্ত ছেড়ে দেয়া হতো। 
অসীলাঃ ছাগীর প্রথম শাবক (পুরুষ) হলে তাকে উপাস্য দেব-দেবীর নামে যবেহ করা হতো । আর যদি 
সে প্রথম বার স্ত্রী-শাবক প্রসব করতো তবে তাকে রেখে দেয়া হতো । কিন্তু যদি ‘পুং’ শাবক ও স্ত্রী 
শাবক একসংগেই পয়দা হতো তবে 'পুংটিকে যবেহ করার পরিবর্তে এমনিই উপাস্য দেবতাদের নামে 
ছেড়ে দেয়া হতো আর একেই বলা হতো ‘অসীলা’ । 

হামঃ কোন উদ্ট্রের পৌত্র নিজের উপর ‘সওয়ার’ নেয়ার উপযুক্ত হলে সেই বৃদ্ধ উদ্্রকে স্বাধীন করে ছেড়ে 
দেয়া হতো। আবার কোন উদ্ত্রের গুরসে যদি দশটি সন্তান জন্মলাভ করতো তবে সেও "স্বাধীনতা" লাভের 
হকদার হতো । 


A সির EE ও 
জা জা) জা? 005 জি nn, BE, ESE, হা, হা) রা? 


INTENT TET 


Caan naan 


সূরা আল-যায়েদা- ৪ ১৬৯ পারা 


লিজাহানজ জননেতা িলজান্িশিছাশি শি রশরাশিজলিজশিজালিতলিজিলম্ানযলিিশিশিনতশিতানিশিরাপনানম্যিযাি 
nana ata নিন 83428785525222872752755025 72055720582 


এ, 4 21 Gf টি &) 12 টের 05195 


: 8৯০০০০০০৯৪৪ ০০০৯৪ তাদেরকে বলা হয় যখন এবং 


গত 86 ৫৩৬ ৮৫2৮ WG এ: ১৫৮ : 


টু] আমাদেরবাপ তার উপর আমরা পেয়েছি (তাসব) আমাদের জন্যে তারা বলে 
লু] দাদাদেরকে যথেষ্ট 


i রি? , 
»। AAA রে oes As ৮ ৩০০শ। ANG Ad ত 
ত! (9 ১১৪2 5 ৫ পু ১) (৯ Ad 00-0) 
. সঠিক পথে চলত না এবং কিছুই না Es ছিল (তাদেরকে বল | 
টি তেরুও অনুসরণ করবে) দাদারা টা i Fe 
ELS A 24224 পপর LAN পাঠিত ৫৫7 :; 
26 4 ২ দিত Wal Ci ৬5 Ef 
ন তোমাদের ক্ষতি না তোমাদের নিজেদের ০৮ ঈমান এনেছ যারা ওহে টুল 
্ ৫ চি 


রর 2৩৪ 48) ৫1 ১৫5 15, ০ ০৯ Bl 


সবারই তোমাদের প্রত্যাবর্তন আল্লাহরই দিকে রি রি : 


ন] ১০৪. আর যখন তাদেরকে বলা হয় যে, আল্লাহর নাযিল করা আইন ও বিধানের দিকে এস ও কবুল কর, এবং 
পট এসো পয়গম্বরের দিকে (ও তাঁকে মেনে চল), তখন তারা জবাব দেয় যে, আমাদের জন্যে তো সেই পথ ও পস্থাই 
চু] যথেষ্ট যা অবলম্বন করে আমাদের বাপ-দাদারা চলে গেছে। কিন্তু এই বাপ-দাদারা কিছু না জানলেও এবং সঠিক- 
নির্ভুল পথ সম্পর্কে ওয়াকিবহাল না থাকলেও কি তারা তাদের অন্ধ অনুসরণ করে চলতে থাকবে? পা 
১০৫. হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদেরই কথা চিন্তা কর, অপর কারো পথভ্রষ্ট হওয়ায় তোমাদের কোন পর 
ক্ষতি হবে না, যদি তোমরা নিজেরা সঠিক পথের পথিক হয়ে থাকতে পার৫২ । তোমাদের সকলকেই আল্লাহর দিকে | 
| ফিরে যেতে হবে। = 

[| ৫২. অর্থাৎ অন্যে কি করছে, তার বিশ্বাসের মধ্যে কি খারাবি আছে, তার কাজের মধ্যে কি দোষ-ক্রটি আছে > 
“; দেখতে থাকার পরিবর্তে মানুষের নিজের দিকে দৃষ্টি দেয়া দরকার যে, ৮৮ *- 
নট. কখনো এই নয় যে- মানুষ মাত্র নিজের মুক্তির চিন্তা করুক, অন্যের সংশোধনের চিন্তার কোন প্রয়োজন নেই। হযরত 
আবুবকর সিদ্দীক (রাঃ) নিজের এক ভাষণে এই তুল ধারণা খন্ডন করে বলেছেনঃ হে লোক সকল, তোমরা এই দু 
আয়াত পাঠ কর; কিন্তু তার ভুল অর্থ গ্রহণ কর । আমি রসূলে করীম (সঃ)-কে এরশাদ করতে শুনেছি- তিনি বলেছেনঃ | 
টি. যখন লোকেদের এই অবস্থা হবে যে, তারা খারাব কাজ দেখবে কিন্তু তা পরিবর্তন করার চেষ্টা করবে না; যালেমকে পন 
যুলুম করতে দেখবে কিন্তু তার হাত ধরবে না, তবে তখন এটা অন্তব নয় যে আল্লাহ তার গযব দ্বারা সকলকে বেষ্টন | 
টি. করবেন। আল্লাহর শপথ, তাল কাজের হুকুম দেয়া, খারাব ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত করা তোমাদের অবশ্য | 
5 কর্তব্য । অন্যথায় আল্তাহতা'আলা তোমাদের মধ্যকার সব থেকে খারাব লোকদেরকে তোমাদের উপর টন 
: অধিপত্যশীলরূপে চাপিয়ে দেবেন, এবং তারা তোমাদের কঠোর দুঃখ-যন্ত্রণা দান করবে । এ অবস্থায় তোমাদের সৎ 
চুর  লোকগণ আল্লাহর কাছে প্র্থনা করবে, কিন্তু তা গৃহীত হবে না। ন 


সূরা আল-মায়েদা- ৪ ১৭০ _পারা-৭ 


টি 


4 হে BT 1৮64৫ 


8 32/2 পৃ বে ইট 
পু ৫০ 1 72> 15), ঠাল 
তোমাদের কারো উপস্থিত হয় যখন” তে 
Hw ও 
রর ৬১১৩ 15১ ত 
অথবা তোমাদের নিয় পরল কতি “দুজন 
(না পেলে) মধ্যহতে. 
৩৫ একে 2 পরপর 
Er ০৪০ 3 ০ 
তোমাদের পৌছে অতঃপর তোমরা সফর 
টা ক শর্ত 65 (3% 22 ঢু 
পয়ে উভয়কে অপেক্ষমান 
চি 


5£ 


পর্ণ এরর পর্ণ 2 
fs ক 


চা 55৫91 রাতে HELE SI নর) 9) 


মূল্যেই = আমরা ) 
রি রেঞ্জ 
9৫2১ ০৮16] 6 ds 
গোনাহগারদের অবশ্যই তাহলে নিশ্চয়ই আল্লাহর 
অন্ততৃকত (হব) আমরা 


তার পর তিনি তোমাদেরকে বলে দিবেন যে, তোমরা (দুনিয়ার জীবনে) কি কাজ করছিলে । 


১০৬. হে ঈমানদারগণ, তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হলে ও সে অসীয়ত করতে প্রবৃত্ত হলে তখন সে 
রণ জন্যে সাক্ষ্য ঠিক করার নিয়ম এই যে, তোমাদের সমাজ হতে দুজন সুবিচারক ও ন্যায়-পরায়ণ ব্যক্তিকে সাক্ষী চহ 
রি বানাবে৫৩। অথবা তোমরা যদি বিদেশ ভ্রমণে রত হও এবং সেখানে মৃত্যুর বিপদ উপস্থিত হয়, তা হলে টু 
ন] অমুসলিমদের মধ্য হতেই দুজন সাক্ষী নিযুক্ত করবে। পরে যদি কোন প্রকার সন্দেহের কারণ ঘটে তা হলে নামাযের 


পা 
a 
নি 


নাঃ 
সা 


চুধ পর উভয় সাক্ষীকে (মসজিদে) ধরে রাখবে এবং তারা আল্লাহর নামে কসম করে বলবেঃ আমরা ব্যক্তিগত কোন 


স্বার্থের কারণে সাক্ষ্য বিক্রয়কারী নই । আর আমাদের কোন আত্মীয়ই হোক না কেন (আমরা তার কোন খাতির চট 
{ করব না) এবং আল্লাহর ওয়াস্তে সাক্ষ্যকে আমরা গোপনও করবো না। আমরা যদি তা করি, তা হলে গুনাহগারদের | 


2 
গু 
৬ রিতা 
দূজনেঅতঃপর 
যারা 


কসম খাবে দুজন ০ ঠা po 
৫৫ 5 ৫৮:0৫ ৰা 270 4 
রী উ৫। ৩০955 02 FP 9 


8 ২৮৪৬) শর সম না এবং তাদের দুজনের চেয়ে ৫ 


নর ০০ BY 0 GH ১ 9058) 
EE যালিমদের 


তারা দেবে যে এটা 


5:১1৮১৫ পপ /2 মু 24 পরে 2৫ 
I sia 4 SU Uf BE 2 
নং তাদের শপথগ্তলোর পরে শপথগুলো ফিরান হবে যে তারা ভ্মকরবে বা 


ন্‌ ৩৫০? 2 ৫5৬ এ 2 
251 ২১৪৪ 20) 5 ৮৮০) 2 


লোকদেরকে হেদায়াত দেন না আল্লাহ এবং . তোমারা শুন- ও আল্লাহকে তোমরাভয় এবং চি 


লী ১০৭. কিন্তু যদি জানা যায় যে, এই দুজনই নিজদেরকে নিজেরাই শুনাহে লিপ্ত করেছে, তা হলে তাদের স্থলে অপর রব 
লন দুম লোক সেই লোকদের মধ্যে হতে দীড়াবে যাদের সত পূর্বের দুজন সাক্ষী নষ্ট করতে চেয়েছিল । এবং তারা | 
রঃ আল্লাহর নামে কসম করে বলবে যে, “আমাদের সাক্ষী তাদের সাক্ষ্য অপেক্ষা অধিক সত্যভিত্তিক এবং আমরা চু 
নিজেদের সাক্ষ্য দানের ব্যাপারে কোনরূপ সীমা লংঘন করেনি। আমরা যদি এরূপ করি তবে আমরা যালেমদের টু 
চু] মধ্যে গন্য হব” । Fe 
£] ১০৮. এই পছায় বেশী আশা করা যায় যে, লোকেরা ঠিক ভাবে সাক্ষ্য দান করবে; কিংবা অস্ততঃপক্ষে এই ভয় [8 
তারা অবশ্যই করবে যে, তাদের ‘কসম’ করার পর অপর কোন 'কসম' দ্বারা তাদের প্রতিবাদ করা না হয় । | 
রম দেন। : 


সূরা ত সাহ 8 En পারা-৭ 


2 2 


বলবেন অতঃপর 


৬ পা এ তর্ট 


টি 


$948 5 এও এ 


যখন এবং পরিণত বয়সেও এবং 


22 AL সা এস %. 
পা ৪ 25126) রি / Ko) >) ৬৫] 
তাওরাত ও হিকমত ও কিতাব 


UY 


অর্থাৎ কিয়ামতের দিন রসূলদের কাছে প্রশ্ন করা হবেঃ তোমরা দুনিয়ার প্রতি ইসলামের যে আহবান 
জানিয়েছিলে, দুনিয়া তোমাদের সে আহ্বানে কি জবাব দিয়েছিল? 


dn. a dn A জে) 8 জা) ED, Ed, জা? টি) nS) 0) (রা) টে) B,D B,D. টি) টি টি) Sn. nD হিং জা টি) হা) আও ও টি) Mf. B.A Au, Raf EB. RB 8) রা) জা) ছি) আহ) BM EB 
আছ? আআ জা আও জনি জং জর জা। ভর ভা ভা জাত জা? জা? ভা) 21 2) জি? রা তা জা dB... « টাও আর ছা BADR all, ! IRAN RAMBLES 


AP শি পেত রা সত 


সুরা আল-মায়েদা- ৪ ১৭৩ পারা-৭ 


HY 
Ee 
। সী 
he. 
Lo 
Ef 
8 
mn 
৮৪ 
a 
ৰ 
এজ 
নি 
i) 
জা. 
LR 
I) 
um. 
॥ ০৪ 
El. 
১০৪ 
LN 
th, 
LB 
Bl. 
এ ৪ 
১. 
En 
=. 
০৪ 
জা. 
i. 
দ্‌ 
8 এই 
হি 
এ 
| ০৪ 
La 
Ht 
1০ 
ক 
টি 
iD 
i 
০ 
nn. 
LY 
| 
ই 
Kl 
1৭ 
টা 
LR 
{ 


5 
LN 
ক 
on 
পর 
a) 


প্র জি হা, 
1 


এ 
তি] 
কউ 


রর 509) 
2 ১ 
2০৪ 2% 2 


5) 2 ০0 030 2 ১]? 0 


যখন এবং আমারআদেশে মৃতদেরকে ১১ যখন এবং টন 


0 ই রত হু ESE (297) | 
বলেছিল অতঃপর স্পষ্ট নির্দশনাদিসহ দর কাহে মা তোমার থেকে ইসরাঈলকে 
4৫ ~~ 2 222 224% 
$) 1১১ OL ৮62 BA টু 
ছাড়া , এটা লয় তাদেরমধ্যহতে অস্বীকার করেছিল [ 
৮50 isl 5 ৫) ৬৬ ই 
3৯ 5 0১15 ঢা ডঃ ১ 


আমার রমূলের ও আমার প্রতি ঈমান আন যে হাওয়ারীদের প্রতি প্রেরণাদিয়েছিলাম [টি 
প্রতি 


তুমি আমার হুকুমে মাটি দিয়ে পাখীর আকৃতির পুতুল তৈরী করতে এবং তাতে ফুঁ a 


2 দিতে, আর তা আমার আদেশক্রমে পাখী হত । তুমি জন্বান্ধ ও.কুষ্ঠরোগী আমারই আদেশক্রমে নিরাময় করে দিতে । : 
টু] তুমি আমারই আদেশে মৃত লোকদের বের করে আনতে€৫ । পরে তুমি যখন বনী-ইরাঈলের নিকট সুস্পষ্ট উদ্ভাসিত চুল 


নিদর্শনসমূহ নিয়ে পৌছলে এবং তাদের মধ্যে যারা সত্য অমান্যকারী ছিল তারা বলল, এই নিদর্শন গুলি যাদু ছাড়া : 
ন্‌ আর কিছুই নয়। তখন আমি তোমাকে তা হতে বাচিয়েছি। ট 
2] ১১১. আর আমি যখন হাওয়ারীদের ইশারা করে বললাম, আমার প্রতি ও আমার রসূলের প্রতি ঈমান আন, টু 


২ ৫৫. অর্থাৎ মৃত্যুর অবস্থা থেকে বহির্গত করে জীবনের অবস্থায় আনায়ন করতো । 


হাতে টের মেয়ে 2 | | 


হাওয়ারীরা | tee যে সাক্ষী জরি 


4 / হলাম) রে টি / 72 BR 
0৮৫৫ 2 LEAL BLA AL ৫. a | 

> নর 
2: 
[ অবতীর্ণ করবেন যে তোমার রব কি যারয়ামের পুত্র ঈসা হে পি 


w €% 


৩, 2916 OF in ঢ % ৫৫ টু 


: তোমরাহও যদি আল্লাহকে ১৬, সে বলেছিল আসমান থেকে খাদ্য পূর্ণ পাত্র আমাদের হর 
NS AE ৪82. ভউ 4525 রর 
ঃ ০ 5095 EL ৫1 ১৪১ ৫১ ০:৮০ EB 
i প্রশান্তি লাভ করবে ও তা থেকে খাব আমরা যে চাই আমরা তারা বলেছিল মু'খিন রহ 


Be (খাদ্য) | 
{ রি dH পরত 2% হর্ব MA 05 রি 
টি ২০০৩৩ ৪ ৮০ ১৩ | ৮৩০ এ এঃ 5, 
হব আমরা এবং আমাদেরকে তুমি নিশ্চয় যে আমরা জানব এবং ক 

সত্য বলেছ a 


ই] তখন. তারা বললঃ আমরা ঈমান আনলাম, আর সাক্ষী থাকো যে, আমরা মুসলিম । ্ 
নে ১১২. হাওয়ারীদের প্রসঙ্গে ৫৬ এই ঘটনাও স্মরণ রেখো যে তারা যখন বললঃ হে মরিয়ম-পুত্র ঈসা, আপনার আল্লাহ [লি 
লি আসমান হতে খাদ্য ভরা একখানি পাত্র কি আমাদের জন্যে নাষিল করতে পারেন? তখন ঈসা বললঃ আল্লাহকে ভয় 
টু] কর, যদি তোমরা মু'মিন হও। ৰ 
লু] ১১৩. তারা বললঃ আমার শুধু এই চাই যে সেই পাত্র হতে আমরা খাবার খাব এবং আমাদের দিল শাস্ত ও পরিতৃপ্ত | 
টু] হবে। আর আমরা জানতে পারব যে আপনি আমাদের নিকট যা কিছু বলেছেন তা সত্য; আমরা তার সাক্ষী রয়েছি। 


সম্পর্কে আরও এমন একটি ঘটনার প্রতি ইংগিত করা হয়েছে, যা থেকে সুস্পষ্ট রূপে বুঝা যায় যে, মসিহ 
(আঃ)-এর কাছে প্রত্যক্ষ ভাবে যে সমস্ত শিষ্য শিক্ষা পেয়েছিলেন তারা মসিহকে একজন মানুষ ও 
আল্লাহর একজন বান্দা বলেই জানতেন; তাদের সুদূর-চিত্তা ও কল্পনাতেও নিজেদের গুরু সম্পর্কে এ 
ধারণা ছিল না যে- তিনি আল্লাহ, বা আল্লাহর শরীক বা আল্লাহর পুত্র ছিলেন। অধিকন্তু এ কথাও জানা চু 
যায়যে, 895088881888851851358885852848858888 পেশ করেছিলেন। (৪ 


পাতার ০ ৩ 


১ gi 


এআ 


জে) জে) TIE TN 
EB: ভা। হা) জু, জা) 81 EN, জা 


উপর 
পি ৬ পা১০:%6৫। পা “হি ৫৫722 
৩১1 এ ৬ TOY প্রত 5 ৬১৮ 5 ৬)১৯) 1১৬৪ 


আপনি এবং আমাদেরকে এবং আ মহল নক ও আমাদের ও 
রিযিক দিন পরবততীদের 


হত ৬৮2 0৮ 2 ৫6 © ৩১১ এ 


তোমাদের উপর তা অবতীর্ণকারী জরিনা EEE বললেন উত্তম 


24 2 ও পার্ট 
NEE SE তু 25 ৩৩ 2৩৬ ৩৮ 
(যা) (এমন) তাকে শান্তি দিব আমি নিয় তিখন তোমাদের এরপরেও অস্বীকার করবে 
রা ডি / ৬ 72 EO CAA 
21 0৩ ৯) 2 6 ৫৮ ০21৫ 


আল্লাহ বলবেন যখন এবং বিশ্বজগতের মধ্যে কাউকে 


ছি সিটি সিটি চি নি 


Ed 


সি হট তল 


হজ 2: ৬) ও) aun. nt ADS E.R, MA, উজ ১ জা! NE, oP 
47774445585 শর = র্‌ টার বনাম তো 


au, 
॥ পা, রা 


সা 
ul ms) 
(> HM, tn 


AS, MR 
n,n, ভা জং 


+ Bs Be 


সপ 


: ই ভা 
নিদর্শণ স্বরূপ হবে । আমাদেরকে রেযেক দাও, তুমিই সবচেয়ে উত্তম. রেযেকদাতা ৷” 

১১৫. আল্লাহ উত্তরে বললেনঃ “আমি তোমাদের প্রতি তা নাযিল করব, কিন্তু অতঃপর তোমাদের মধ্যে যে কুফরী 
করবে, তাকে আমি এমন শাস্তি দান করব, যা দুনিয়ার কাউকে দেই নি।” 

১১৬. যাই হোক -(এই সব দান-অনুগ্রহের কথা স্বরণ করে দিয়ে) আল্লাহ যখন বলবেনঃ- 


ae snd 


নিজ নি 


চি ইডি ডিফি ছিরে 


টিন 


a PP a as” 


£ ১০৫০৫৫০১৩ 


15-১2-58০৪: 


হর -জ জজ হজ জজ 13 জর. 


Hn ana a ace a Bae a a ea sn nas es ne. a es as aa a aes a sea Sua a a ae a Ean a ss a a aaa : 
১ Bn nn a mannan ass a ans প্রা গজ 7 গছ জম 8 BB An mn A.A এ রং 2 গর এ পি পি ans Anns A এ 


b\ 


< মাকে ও 
2 দি 5212 Ll IEA 5) PARE TA A পর তি 7.০ এ : 
BJ AS 4০৪ ৩০৫ 0) ৮ (৮০৫ 3 রি ঠা 0) এ 
্ 4 পুণে তত পরত ad A ৪ 

ই নিশ্চয় তবে তা আমি বলেখাকি যদি অধিকার আমার নয় যা বলবআমি যে আমার ন 
জন্যে চি 

পা 2% 2৪ TAAL IE ৩৫৩৩ “পা ১পূর্চ HARA: 

৮ ০ (5৯৪ ৮৩০ ৮০৩৮৬ ই 
১০ ও | A x 


এবং আমার অন্তরের মধ্যে ৫৫ জানেন আপনি তা আপনিজানে 


7 LID ADT ‘EBB 180,00. 86.0. 8.0.8.0. 8) জে EGA | 
st. পা ছা) পা হা। ভা পা জা জা) জর aN EE, a ভা) ভা, ভা, 00) এ হা) et 1) ™ 
টি 


১); 
++ = 0৮১2৯ « ০ ৬ 


IEG 2 : 
পা ন্‌ 

]| যা. এছাড়া তাদেরকে আমিবলেছি না অদ্য সম্বন্ধ উর আপনি নশ় | 

AANA NOAA 2০৫৮৫ র্‌ 

ও (৮ al 1১৩৩৮ ৬ 9 (5৮১০1 E 

: তোমাদের রব ও আমার রব তি es যে EE আমাকে দরদ pe 
টু || রুকু-১৬ হে ঈসা ইবনে মরিয়ম, ২ উজ হি র্‌ 
নি মাকেও ইলাহ বানিয়ে নাও৫৭? তখন উত্তরে সে বলবেঃ মহান পবিত্র আল্লাহ, এমন কোন কথা বলা আমার কাজ [| 
নয় যা বলার আমার অধিকার ছিল না। এরূপ কথা যদি আমি বলেই থাকতাম, তবে আপনি তা অবশ্যই জানতেন। | 

|] আপনি জানেন আমার মনে যা কিছু রয়েছে, কিন্তু আমি জানিনা যা কিছু আপনার মনে রয়েছে; আপনি তো সকল | 
গোপন তত্ব কথাই জানেন। রর 

১১৭. আমি তাদেরকে এ ছাড়া আর কিছুই বলিনি- বলেছি শুধু তাই, যা আপনি বলতে আদেশ করেছিলেন। তা এই 

রি থে আল্লাহর বন্দেগী কর, তিনি আমারও রব, তোমাদেরও রব । তত 


৫৭. আল্লাহতা'আলার সংগে মাত্র মসিহ ও “পবিত্র আত্মা' কেই আল্লাহ বানিয়ে খৃষ্টানগণ ক্ষান্ত হয়নি, এ ছাড়া 
তারা মসিহর সম্মানীয়া জননী মরিয়মকেও এক স্থায়ী উপাস্যরূপে গণ্য করে বসে। মসিহ (আঃ)-এর 
মৃত্যুর পর প্রথম তিনশ বৎসর পর্যন্ত খৃষ্টান জগত এ ধারণার সংগে সম্পূর্ণ অপরিচিত ছিল। তৃতীয় খৃঃ 
শতাব্দীর শেষাংশে আলেকজান্দ্রিয়ার কয়েজজন ধর্মীয় পন্ডিত প্রথম বারের মত হযরত মরীয়মকে 
‘আল্লাহর মাতা” এই আখ্যায় আখ্যায়িত করে এবং তারপর ধীরে ধীরে গীর্জাতে মরিয়ম-পৃঁজা বিস্তার লাভ 
করতে শুরু করে। 


|: ক) জে) 1 8 জে) জা unum আঃ) জা) জা, আ 
= Sh AHH) জজ ea ae. 


nu iD 
4: রর এ 
ূ ভা a oa la 


৫ শের শর nnn রা শোর রাশ শর শে nso. sue ns sn. n.n.e.a.s. mn. 
টু > nnn nna nansanss ans as neem as mE EB UB 


{sed 4 eo PAA 232 23 F223 ৰ £2 ১ রর 2 AA 22 রত ই 
ৃ LEAT wie ঝি Co ৯ 2 ৮৬৬ i 
LEED OS cng ০০১ ৩ 1৬৭ ৪ ১ 


2০৩4৫ 56 ৬ ও gle CHD LIE 


শী সাক্ষী কিছুরই সব উপর আপনি এবং তাদের উপর তত্বাবধায়ক আপনি আপনি ন 


:’ LCN 2294 3.2% 2 dA Aisle ১9৫0৫ ১22 বিরল ১১ ;: 
HUY re LS OL 2 ২555 ৮ ays ৩) :: 
হু] আপনি তবুও তাদেরকে ক্ষমাকরেন যদি আর আপনার বান্দারা তারা তবুও ভাদেরশাস্তিদেন (এখন) 
ন আপনি নিশ্চয় যদি চু 
242/ 9০৮ 4 4 5১৫৮ 22 ES 
Hats 232 104 4h 0৬ © ml 0 এ |B 
£ উপকার দিনে এই আন্তাহ (তখন) রান করি আপনিই চর 
5 দেবে বলবেন 

nds 2 এপ 324 er 2 

প্র ৩১ এনে ১৫ ৩৬৪ ৫৬০৮ B 
রর টানি 7৮১২ “28 ৭ 
ঃ তা ও ০:৯৮ ১৪ 
রি সর্বদাই তার-মধ্য স্থায়ীভাবে বসবাস র্ণাধারাসমূহ চু 


টু] আমি সেই সময় পর্যন্ত তাদের পাহারাদার-পরিচালক ছিলাম যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে আমি ছিলাম । কিন্তু : 
আপনি যখন আমাকে ফেরত ডেকে পাঠালেন তখন তো আপনিই ছিলেন তাদের সংরক্ষক ; আর আপনি তো সমথ 
ূ জিনিসের উপর দৃ্টিমান। 


] ১১৮. এখন আপনি যদি তাদেরকে শাস্তি দেন, তবে তারা তো আপনার বান্দা আর যদি মাফ করে দেন, তবে টু 
নু আপনি তো সৰ্বজয়ী ও জ্ঞান- 5 
2 ১১৯. তখন আল্লাহ বলবেনঃ আজ সেই দিন যেদিন সত্যপহথীদেরকে তাদের সত্যতা কল্যাণ দান করবে, তাদের | 

| জন্যে এমন দালান সজ্জিত হবে যার নিন্মদেশ হতে বর্ণা ধারা প্রবাহিত । এখানে তারা চিরদিন থাকবে। রর 


শন্দার্থে কুরঃ ২/২৩ 


এয JE ‘mu ‘n'‘B'‘aB'u ‘EB 'n'‘n'ne ‘we ‘BEN ‘sme ‘es ‘E'E ‘EEE [J IE ‘R'E ‘EE ‘mn জে রর /জআ “মজা | J J রঃ E'S E'S 'a E's ‘EM TH ” (Nm ‘NME's se 
a ayes ao ae a nt alate পিপিপি তি অপি eds hh hd a inn a Da nha a ss eno i nae oa ina aa ae | 


2) 


25 


জজ. জা আআ আভা জু আজ জজ জজ | 


৩০৩25 
চি 


2 


/ 
2 


[ 
০০) 
ও তাদের থেকে আল্লাহ্‌ সন্তুষ্ট হয়েছেন 


১৭৮. 


তারা সন্তুষ্ট 
হয়েছে 
টি] 


১৪ রত 
1৯5) 


32/2 তর 
১)৯)] 5 


চ) 
রত 


রর 


11 
> 
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন, আর তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে, বস্তুতঃ এটা বিরাট সাফল্য । 
১২০. আকাশ-জগত ও পৃথিবী এবং সমগ্র সৃষ্টিলোকের বাদশাহী আল্লাহরই হাতে নিবন্ধ এবং তিনি প্রত্যেকটি 


জিনিসের উপর শক্তিমান । 


[] 
Et Taian nie aninisie nine niin inna রমন nin inne sn nisin nnn চ : 


নামকরণ 


এই সূরার ১৬ ও ১৭ রুকুতে কোন কোন গৃহপালিত জন্তুর হালাল ও কোন কোনটির হারাম হওয়া সম্পর্কে 
আরবদের অন্ধ বিশ্বাস ও কুসংস্কারাচ্ছন্র ধারণার প্রতিবাদ করা হয়েছে। এই দৃষ্টিতেই এই সূরার নামকরণ করা 
হয়েছে 'আন'আম' অর্থাৎ গৃহপালিত জন্তু । 


নাযিল হওয়ার সময় 


ইবনে আব্বাস হতে বর্ণিত হয়েছে, এই সুরাটি মন্কাশরীফে একই সংগে নাজিল হয়েছে। হযরত মাআয ইবনে 
জাবালের চাচাতো ভগ্নি আসমা বিনতে ইয়াজীদ বলেনঃ এই সূরা যখন নবী করীমের প্রতি নাযিল হচ্ছিল, তখন 
তিনি এক উদ্ত্ীর পৃষ্ঠে আরোহিত ছিলেন, আর আমি তার লাগাম ধরে দাড়িয়ে ছিলাম ৷ দুর্বহ সওয়ারীর চাপে 
উদ্বীর অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে গিয়েছিল মনে হচ্ছিল, তার মেরুদন্ড বুঝি এখুনি চূর্ণ-বিচর্ণ হয়ে যাবে । | 


হাদিসে এ কথাও স্পষ্ট রূপে উল্লেখিত হয়েছে যে, যে রাত্রে এই সূরাটি নাযিল হয়েছে, সেই রাত্রেই নবী (সঃ) 
এটা লিপিবদ্ধ করিয়েছিলেন । 


a এই সূরার বিষয়বস্তু সম্পর্কে চিন্তা করলে সুস্পষ্ট ভাবে মনে হয় যে, সূরাটি সম্ভবত মন্ধী জীবনের শেষ দিকে 
| নাযিল হয়েছে। হযরত আসমা বিনতে ইয়াজীদের উপরোক্ত হাদীসও এর সত্যতা প্রমাণ করে। কেননা. তিনি 
| ছিলেন আনসার গোত্রের মহিলা । হিজরতের পরে তিনি ইসলাম কবুল করার পূর্বে শুধু ভক্তি শ্রদ্ধার কারণেই যদি 
তিনি রসূলে করীমের (সঃ) নিকট মক্কায় হাযির হয়ে থাকেন, তবে তা নিশ্চয়ই মক্কী জীবনের শেষ বৎসরই সম্ভব 
হয়ে থাকবে। এর পূর্বে ইয়াসরাববাসীদের সাথে নবী করীমের সম্পর্ক খুব গভীর ও নিকটতর ছিলনা এবং সেই 
কারণেই সেখানকার কোন মহিলার পক্ষে তার দরবারে হাযির হওয়াও সম্ভবপর হতে পারে না। 


নাধিল হওয়ার উপলক্ষ 


সূরাটির নাযিল হওয়ার সময় ও কাল নির্ধারিত হওয়ার পর আমরা অতি সহজেই এর নাযিল হওয়ার পরিপ্রেক্ষিত 
সম্পর্কে ধারণা করতে পারি। ইসলামের দাওয়াত প্রচারের কাজ করতে করতে আল্লাহর রসূলের বারোটি বৎসর 
অতিবাহিত হয়েছে। কুরাইশদের শত্রুতা, বিরুদ্ধতা ও যুলুম-নিম্পেষণের মাত্রা চরম সীমায় পৌছেছে । ইসলাম 
গ্রহণকারীদের মধ্যে এক বিরাট সংখ্যক লোক তাদের যুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে 

তারা হারশায় গিয়ে বসবাস শুরু করেছে। নবী করীমের সাহায্য সমর্থন ও সহযোগিতা করার জন্য না আবু 
তালেব জীবিত ছিলেন আর না ছিলেন খাদীজাতুল কুবরা -এইজন্য সকল বৈষয়িক-আশ্রয় নির্ভর হতে বঞ্চিত 
হয়ে তিনি কঠিন বাধা ও প্রতিবন্ধকতার মধ্যে ইসলাম প্রচার ও রিসালাতের ভবলীগের দায়িত্ব পালন 
করছিলেন। তার প্রচারে-প্রভাবে মক্কা এবং তার চতুষ্পার্স্থ গোত্র সমূহের মধ্যেও বহু সলোক পরপর ইসলাম 
কবুল করে যাচ্ছিল। কিন্তু গোটা আরব জাতি সামগ্রিক ভাবে তা প্রত্যাখ্যান ও অস্বীকার করার জন্যই কৃতসংকল্প 
হয়েছিল। যেখানেই কোন ব্যক্তি ইসলামের দিকে সামান্য আগ্রহ ও উৎসাহ প্রকাশ করত তাকেই বিদ্রুপ 


নিবেন IB REEDED PR BER 


171 


সপ্ত জাত 


sue, শস্র পু 


BND BN 


তিরস্কার, দৈহিক নির্যাতন, অর্থনৈতিক ও সামাজিক বয়কট, সম্পর্কচ্ছেদ প্রভৃতি আঘাতে জর্জরিত ও পর্যুদস্ত 
পট হতে হ'ত। এই অন্ধকারময় পরিবেশে কেবলমাত্র ইয়াসরাবের দিক থেকে এক অস্পষ্ট আলোকচ্ছটা বিচ্ছুরিত 
হচ্ছিল মাত্র । মদীনার আওস এবং খাযরাজের প্রভাবশালী লোকেরা নবীকরীমের নিকটে ইসলাম গ্রহণ করেছিল 
এবং কোন প্রকার অভ্যন্তরীণ প্রতিবন্ধকতা ব্যতীতই তাদের মধ্যে ইসলাম প্রচার ও প্রসার লাভ করছিল। 

কিন্তু এই সামান্য ও সংকীর্ণ সূচনায় ভবিষ্যতের যে বিপুল সম্ভাবনা নিহিত ছিল তা কোন স্থুলবুদ্ধি-সম্পন্ন মানুষ 
দেখতে পেত না। বাহ্যদৃষ্টিতে লোকেরা শুধু এতটুকুই দেখতে পেত যে, ইসলাম একটি দুর্বলতম আন্দোলন 
মান্র। তার পশ্চাতে কোন বস্তুর ও বন্তুনিষ্ট শক্তির সাহায্য-সহযোগিতা বর্তমান নেই ৷ তার নেতা নিজ বংশের 
দুর্বল প্রকৃতির কয়েকজন লোকের সাহায্য ছাড়া আর কোন শক্তিরই অধিকারী নয় । মুষ্টিমেয় কয়েকজন অসহায় 
নিরাশ্রয় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন লোক নিজেদের জাতীয় বিশ্বাস ও আদর্শ পরিত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে মাত্র, 
কিন্তু এর ফলে তাদেরকে সমাজ থেকে দূরে নিক্ষেপ করে দেওয়া হয়েছে- যেমন পত্র-পল্পব বৃত্তচ্যুত হয়ে গাছ 
থেকে ঝরে মাটিতে লুটিয়ে পড়ে । 

উপরে বর্ণিত অবস্থার পরিপ্রেক্ষিতে এই খোদায়ী ভাষণ প্রদত্ত হয়। এর আলোচ্য বিষয়সমূহকে নিম্ন লিখিত 
সাতটি বড় বড় ভাগে ভাগ করা যায়। 


(১) শেরক বাতিল করণ, তৌহীদ-বিশ্বাস গ্রহণের জন্য আহ্বান; 
(২) পরকাল বিশ্বাসের প্রচার £ এই দুনিয়ার জীবনই একমাত্র জীবন-এর পর কিছুই নেই- এই মিথ্যা ও ভিত্তিহীন || 
বিশ্বাস বা ধারণার প্রতিবাদ; 5 

(৩) জাহেলী যুগের লোকদের মনে বদ্ধমূল অমূলক ধারণা-খেয়ালের প্রতিবাদ; 

(8) সমাজ গঠনের জন্য ইসলামের উপস্থাপিত নৈতিক মূলনীতি-সমূহ শিক্ষাদান; 

(৫) নবীকরীম (সঃ) ও তার আন্দোলনের বিরুদ্ধে লোকদের উপস্থাপিত প্রশ্ন ও আপত্তি সমূহের জওয়াব; ; 
(৬) দীর্ঘদিন পর্যন্ত সাধনা ও সংখাম করার পরও আন্দোলন ফলপ্রসূ না হওয়ার দরুণ নবী করীম (সঃ) ও | 
সাধারণ মুসলমানদের মনে যে ব্যাকুলতা, অস্থিরতা ও মনভাঙ্গা-জনিত অবস্থার সৃষ্টি হচ্ছিল সে সম্পর্কে সাত্বনা [8 
দান; এবং - নর 

(৭) বিরুদ্ধবাদী ও ইসলামে অবিশ্বাসী লোকদের উপেক্ষা, অবহেলা ও তন্ময়তা এবং অজ্ঞানতা প্রসুত | 
আত্মাহত্যামূলক নীতি অবলম্বনের দরুণ তাদেরকে নসীহত করা- সাবধান, সতর্ক এবং ভীত-সন্তস্ত করা৷ fe 

কিন্তু ভাষণের এই এক একটি ভাগ আলাদা আলাদাভাবে একই স্থানে সাজিয়ে গুছিয়ে বলার ধরণে পেশ করা [8] 
হয়নি, বরং ভাষণ এক সামুদ্রিক গতিশীলতায় চলে গিয়েছে। প্রসংগক্রমেই এই ভাগগুলি সম্পর্কে বিভিন্ন পন্থা ও ই 
পদ্ধতিতে বারে বারে আলোচনা উপস্থিত করা হয়েছে এবং প্রত্যেক বারই এক নবতর ধরণে সংশ্লিষ্ট বিষয়ে [8 
সকলের কথা বলা হয়েছে। রি 


টাকাটা 
নিছে রে নে 


মক্কী জীবনের কয়েক পর্যায় 


এখানে যেহেতু সর্ব প্রথমবার মক্কায় অবতীর্ণ এক দীর্ঘ ও বিস্তারিত আলোচনা সমৰিত একটি সুরা উপস্থিত হচ্ছে 
সেহেতু এখানে মক্কায় অবতীর্ণ সূরা-সমূহের পটভূমির এক ব্যাপক ব্যাখ্যা ও বিশ্লেষণ পেশ করা সমীচীন মনে | 
হয়, যেন পরবর্তী সকল মক্কী সূরা এবং তার তফসীর প্রসংগে লিখিত সংক্ষিপ্ত মন্তব্য সমূহ উপলব্ধি করা সকলের দ্র 
পক্ষে সহজ হয়। মদীনায় অবতীর্ণ সূরা সমূহের প্রায় প্রত্যেকটিই অবতীর্ণ হওয়ার সময়, কাল ও পরিপ্রেক্ষিত রি 
পাঠকদের জানা রয়েছে, কিংবা সামান্য একটু চেষ্টা করলেই তা নির্দিষ্ট রূপে জানা যেতে পারে । শুধু তাই নয়, [8 
মাদানী সূরা সমূহের বিপুল সংখ্যক আয়াতের স্বতন্ত্র শানে নুযুল পর্যন্ত নির্ভরযোগ্য বর্ণনার মারফত জানা যায়। | 
কিন্তু মক্কী সূরাগুলি সম্পর্কে অতদূর বিস্তারিত তথ্য ও জ্ঞান লাভের কোন উপায়ই আমাদের আয়াত্তধীন নয়। খুব | 
কম সংখ্যক সূরা বা আয়াতেরই অবতীর্ণ হওয়ার সময়-কাল ও ক্ষেত্র সম্পর্কে নিভুল ও নির্ভরযোগ্য বিবরণ লাভ (& 
করা যায়। এর কারণ এই যে, এই সময়ের ইতিহাস মাদানী পর্যায়ের মত ততথানি খুটি-নাটি সহকারে ও | 
বিস্তারিত ভাবে সুসংবদ্ধ করা নেই। এই জন্য মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ব্যাপারে আমাদেরকে এঁতিহাসিক | 


সাক্ষ্য প্রমাণের পরিবর্তে বিভিন্ন সূরায় বর্ণিত বিষয়বস্তু, মূল বক্তব্য, বর্ণনা-ভংগী এবং স্বীয় পটভূমির প্রতি সুস্পষ্ট | 


কি অস্পষ্ট ইশারা ইঙ্গিতে যে সাক্ষ্য নিহিত রয়েছে তার উপরই অধিক নির্ভর করতে হবে। আর এই ধরণের | 
সাক্ষ্য-প্রমাণের সাহায্যে এক একটি সূরা ও এক একটি আয়াতের নাযিল হওয়ার সন, তারিখ, সময়, কাল ও | 
ক্ষেত্র-উপলক্ষ নির্ধারণ করা যে সম্ভব নয়, তা সুস্পষ্ট পূর্ণমাত্রার নির্ভরতা ও শুদ্ধতা সহকারে শুধু এতটুকু কাজই [ঘর 
করা যেতে পারে যে, একদিকে মক্কী সূরার অভ্যন্তরন্থ সাক্ষ্য-প্রমাণ এবং অপর দিকে নবী করীমের (সঃ) মক্কী | 
জীবনের ইতিহাসকে সামনা-সামনি রাখব এবং উভয়ের মাঝে তুলনামূলক আলোচনা করে কোন সূরা কোন | 
যুগের সাথে সংশ্লিষ্ট সে সম্পর্কে একটা মত নির্ধারণ করব। তু 
গবেষণা ও অনুসন্ধানের এই পদ্ধতি মনের পটে জাগ্রত রেখে যখন আমরা নবী করীমের (সঃ) মক্কী জীবনের | 
প্রতি দৃষ্টিপাত করি তখন ইসলামী দাওয়াতের দৃষ্টিতে তাকে নিম্নোক্ত চারটি বড় বড় ও সুস্পষ্ট পর্যায়ে বিভক্ত | 
দেখতে পাই। ) 
প্রথম পর্যায় নবুয়ত লাভ হতে নবৃয়্যতের প্রকাশ, প্রচার ও ঘোষণাকাল পর্যন্ত প্রায় তিন বৎসর কাল । এ সময় রঃ 
খুব গোপনে বিশেষ ব্যক্তির নিকট ইসলামের দাওয়াত পেশ করা হত; মক্কার সাধারণ অধিবাসীগণ এর কোন | 
খবর'ই রাখত না। রত 


দ্বিতীয় পর্যায়ঃ নবুয়্যতের ঘোষণা হতে অত্যাচার-নির্যাতন ও উৎপীড়ন (19915890610) শুরু হওয়া পর্যন্ত রর 
প্রায় দুই বৎসর । এই পর্যায়ে প্রথমতঃ বিরুদ্ধতা শুরু হয়, পরে তা প্রতিবন্ধকতার রূপ পরিথহ করে; ক্রমে তা পর 


ঠাট্টা-ব্দ্রিপ, অন্যায় ভাবে অপবাদ আরোপ, গালা-গালি, ভৎ্সনা-মিথ্যা প্রচারণা ও বিরোধী দল গঠন পর্যন্ত [8 


পর্যবসিত হয়। শেষ পর্যন্ত অপেক্ষাকৃত অধিক গরীব, দুর্বল ও অসহায় মুসলমানদের উপর অমানুষিক নিষ্পেষণ 5 
শুক হয়। k 


cis আল-আন্‌ আম-৫ ১৮২ " পারা-৭ 


তৃতীয় পর্যায়ঃ অত্যাচার-উৎপীড়ন শুরু হওয়ার (৫ম নববীসন) সময় হতে আবুতালেব ও হযরত খাদীজার (রাঃ) পর 
ইন্তেকাল (১০ম নববীসন) পর্যন্ত প্রায় পাচ-ছয় বছর । এই সময়ে বিরুদ্ধতা অত্যন্ত তীব্র আকার ধারণ করে। বহু টু 
সংখ্যক মুসলমান মক্কার কাফেরদের যুলুম নিপীড়নে অতিষ্ঠ হয়ে হাবশার দিকে হিজরত করে। নবী করীম(সঃ) | 
তার পরিবারের অন্যান্য লোক এবং অবশিষ্ট মুসলমানগণের সাথে সামাজিক ও অর্থনৈতিক সম্পর্কচ্ছেদ করা হয় | 
এবং আবু তালেব তার সমর্থক ও সংগী-সাথীসহ গুহায় অবরুদ্ধ হন । রি 
চতুর্থ পর্যায়ঃ ১০ম নববী সন পর্যন্ত প্রায় তিন বছর। এই সময়টি নবী করীম (সঃ) এবং তার সংগী-সাধীদর ৫] 
জন্য অতিশয় দুঃখ, কষ্ট ও বিপদের সময়। মক্কায় নবীর জীবন অত্যন্ত দুঃসহ হয়ে ওঠে। তিনি তায়েফ গমন | 
করেন, কিন্তু সেখানেও কোন আশ্রয় পেলেন না। হজের সময় আরবের এক এক কবীলার নিকট তিনি তার | 
দাওয়াত কবুল করবার ও তাকে সমর্থ করার জন্য আহবান-আবেদন জানালেন । Ie 
কিন্তু সকল দিক দিয়েই তিনি উপেক্ষার জওয়াবই পেতে থাকেন। অপর দিকে মক্কাবাসীগণ বার বার এই পরামর্শ | 
করতে লাগল যে, নবী করীম (সঃ) কে হত্যা করা হবে, কিংবা বন্দী করা হবে, অথবা লোকালয় হতে বহিস্কৃত [| 
করা হবে। শেষ পর্যন্ত আল্লাহতা'আলা মদীনার আনসারদের হৃদয়-মন ইসলামের জন্য উনুক্ত উদঘাটিত করলেন | 
এবং তাদেরই আহবানে নবী করীম (সঃ) মদীনায় হিজরত করলেন। হু 
এই পর্যায়সমূহের মধ্যে এক একটি পর্যায় কোরআন মজীদের যেসব সূরা নাযিল হয়েছে, তার বিষয়বস্তু, 
আলোচ্য বিষয় বর্ণনাভংগী ও পদ্ধতি অপর পর্যায়ে অবতীর্ণ সূরা সমূহ হতে সম্পুর্ণ পৃথক ভিন্ন ধরণের । তন্মধ্যে ট 
অনেক ক্ষেত্রেই এমন ইশারা ইঙ্গিত পাওয়া যায়, যা হতে পশ্চাদপটের ঘটনাবলী সম্পর্কে সুষ্পষ্ট আলোকপাত | 
হয়। প্রত্যেক পর্যায়ে বিশেষ অবস্থা ও বিশেষত্বের প্রভাব সে পর্যায়ে অবতীর্ণ কালামের উপর অত্যন্ত সুষ্পষ্ট ও | 
তীব্রভাবে পরিদৃষ্ট হয়। এই সব চিহ্ন ও নিদর্শনের উপর নির্ভর করে আমরা প্রত্যেক মক্কী সূরার আলোচনা- | 
ভূমিকায় মক্কার কোন পর্যায়ে তা নাযিল হয়েছে ,তা বলতে থাকব । 


সূরা আল-আন্‌ আম-৫ ২৮৩ I . পারা-৭ 


re (১০) ১ 8৫০%391%5 (4) 40 এ 


বিশ তার রুকু (সংব্যা) মক্কী আল-আনআম সূরা একশত পয়ম্্রি তার আয়াত 


রর রা (সংখ্যা) - 
০১৪৯৯:%)1৮৮99)19-) 
অশেষ মেহেরবান অতীব দয়াবান এর 
2১ মি পরত 
UDI 2 ৬৮৮৫ ৮৬ ৫ Gl 
পৃথিবী ও  আসমানসমূহ চা যিনি 


৩2৬৫ ৫ 


চট ey BAS 05 2 


এরপরও 


টে ১. সমস্ত প্রশংসা ও তা'রীফ আল্লাহরই জন্যে নির্দিষ্ট, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আলো এবং অন্ধকার [৫ 
| তৈরী করেছেন, তা সত্তেও যারা সত্যের দাওয়াত কবুল করতে অস্বীকার করেছে তারা অপর জিনিসকে নিজেদের | 
রবের সমকক্ষরূপে গ্রহণ করছে। :: 
টু] ২. (অথচ) সেই আল্লাহই তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন, তার পর তোমাদের জন্যে জীবনের একটি সীয়াদ [8 
টু! নিদিষ্ট করেছেন, এতছ্যতীত অপর একটি মীয়াদও রয়েছে, যা তীর নিকট নির্ধারিত১, কিন্তু তারা কেবল সন্দেহেই |: 
| লিপ্ত হয়ে রয়েছে। £ 


অর্থাৎ কিয়ামতের সময় যখন সকল পূর্বের ও পরের লোককে পূনরায় নুতনভাবে জীবিত করা হবে এবং 
তারা হিসেব দেয়ার জন্য নিজেদের প্রভুর সন্মুখে হাযির হবে। 


HEE SH ১৮৪ 


Oo 


ও তোমাদের গোপন তিনি জানেন পৃথিবীতে আছেন এবং অসমানসমূহে আছেন নব 
‘ বিষয় 3 


*৯/ | 5 গট 22 - টা 4 ০৫42 ‘5 
| 03 SE ৩ 500 ডি ৮ ৮6 
) 


হী গল 
তাদের কাছে না এবং তোমরা অর্জনকর যা ঠা: 


শর [| 
el 5 নিদৰ্শন এসেছে 


8 © ০০৮৬ 16 5) 29 92098 


এভাবে নিশ্চয় তা হতে টি ০৮৪ তাদের রবের jo মধ্যহতে রং 


১5৩ ৩১৫ চর ও EY SS 


তাদের কাছে আসবে হে তাদের কাছে তা এসেছে যখনই সত্যকে 


্ 9% (1 2 6784 


03২ 


[| ৩. সেই-এক আল্লাহই আকাশ রাজ্যেও রয়েছেন, রয়েছেন এই পৃথিবীতেও! তোমাদের প্রকাশ্য ও গোপনীয় সকল | 
হু] অবস্থাই তিনি জানেন, আর ভাল বা মন্দ যা কিছু তোমরা উপার্জন কর সে সর্মাকেও তিন পূর্ণমাত্রায় ওয়াকিফহাল। টি 
শী ৪. লোকদের অবস্থা হচ্ছে এই যে, তাদের আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে কোন একটি নিদর্শনও এমন নেই, যা 

ঘি তাদের সন্মুখে উপস্থাপিত হয়েছে, কিন্তু তারা তা হতে মুখ ফিরিয়ে নেয় নি। 

ধু ৫. এ ভাবে এখন যে সত্য তাদের সামনে উপস্থিত হয়েছে তাও তারা মেনে নিতে অস্বীকার করেছে। যাই হোক 

নু তারা আজ পর্যন্ত যেসব জিনিসকে বিদ্রুপ করছিল অতি শীঘ্রই সে সম্পর্কে তাদের নিকট কিছু খবর পৌছিবে২। 

নি ৬. তারা কি দেখেনি যে তাদের পূর্বে আমরা এমন কত জাতিকে ধ্বংস করেছি যারা নিজ নিজ সময়ে অতিশয় 


: ২. এখানে হিষরত ও হিষরতের পরবর্তী কালে উপর্যুপরি ইসলাম যে সাফল্য লাভ করবে সে সম্পর্কে ইংগিত 
্ করা হয়েছে। যে সময় এ ইংগিত করা হয় তখন কি ধরনের সংবাদ তাদের কাছে পৌছাবে সে সম্পর্কে বা 
কাফেররা কোন অনুমান করতে পেরেছিল আর না মুসলমানদের মনেও সে সম্পর্কে কোন ধারণা ছিল 


৪১২ ৯ আম-৫ ১৮৫ পারা-৭ 


: ৫০৬৩ টা ৮2 রহ রি 
3 59 ও ole এ ৮ 4১1 S 


লি তাদের উপর আকাশ (থেকে) টিকিট 
ছাড়ি 


টি ৩৬৬ 
5S 


কিতাব 
| A ‘50551 
5) 


না তোমাদেরকে দান করিনি, তাদের প্রতি আকাশ হতে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত করেছি, তাদের নিনমতূমি 
হতে বর্ণা প্রবাহিত করেছি, (কিন্তু তারা যখন নিয়ামতের প্রতি অকৃতভ্ঞতা প্রকাশ করল তখন) শেষ পর্যন্ত 
নি তাদের গুণাহের শাস্তি স্বরূপ তাদেরকে আমরা ধ্বংস করে দিলাম এবং তাদের স্থলে পরবর্তী পর্যায়ের 
টম জাতিসমূহকে অভিষিক্ত করলাম । 

টি ৭. হে নবী, আমরা যদি তোমার প্রতি কাগজে লিখিত কোন কিতাব নাযিল করতাম এবং লোকেরা তা নিজেদের 
নী হাতে স্পর্শ করে দেখত, তা হলেও সত্য অমান্যকারী লোকেরা বলত যে, এ তো সুস্পষ্ট যাদু বিশেষ । 


চা 912৩ পার্ট 221727 
2৩৯5 রি EE 


Rl রর 
নং প্রেরণ করতাম 


i 23 3/7 £ 5 পাপা রে Gs TEAK 
YOO এরি Ve 4০১৩০ 


তারা বিভ্মে পড়েছে যেমন ভদলতক্ি আমরা অবশ্যই এবং মানুষরূপে তাকে আমরা অবশ্যই (অর্থাৎ) 
০ (এখন) বিত্রমে ফেলতাম বানাতাম চি 


০১৪ ৫৬ ৬৮ ৩৪ 522 6581 ৬৪ £ 
(তাদের) উপর রি তোমার পূর্বেও রসূলদেরকে বিরুপ করা হয়েছে নিক্য়ই এবং 


যার . 
পণ ৩০ এপার ER প্ঠী ৮ 2523 


০১৮১৫ 56 8 3 


ঠাট্টা বিদ্রুপ করত তারাছিল এবিষয়. তাদেরমধ্যেহতে ঠাট্টা করেছিল 


টি ৮. তারা বলেঃ এই নবীর প্রতি কোন ফিরেশতা নাযিল করা হয় নি কেন৩? আমি যদি প্রকৃতই ফিরেশতা নাযিল 
লু] করতাম তা হলে এখন পর্যন্ত যাবতীয় ব্যাপারের চূড়ান্ত ফয়সালা করে দেয়া হত। তার পর তাদেরকে কোন 
টু অবকাশই দেয়া হত না। 

দু] ৯. আর যদি আমরা ফিরেশতা নাযিল করতামও তবুও তাকে মানবীয় রূপেই নাযিল করতাম, এবং এভাবে 
মি তাদেরকে পূর্বের শোবাহ-সন্দেহেই নিমজ্জিত করে দিতাম ৷ 

মন ১০. হে নবী, তোমার পূর্বেও বহু নবীকে ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছে, কিন্তু যে সত্যের তারা বিদ্রপ করত শেষ 
5 পর্যন্ত তাই তাদের উপর আপতিত হয়েছিল। 


অর্থাৎ এ ব্যক্তি যখন আল্লাহর পক্ষ থেকে পয়গন্বররূপে প্রেরিত হয়েছেন তখন আসমান থেকে একজন 
ফেরেশতা নেমে আসা দরকার ছিল, যে ফেরেশতা লোকদের সামনে ঘোষণা করবে যে- ইনি আল্লাহর 
প্রেরিত পয়গম্বর, সুতরাং তোমরা এঁর কথা মান্য কর, অন্যথায় তোমাদের শাস্তি দেয়া হবে। 


গত un জে) আচ) 8) REESE nS ডা) Dn, Dn. 2) DB, জে, 8) ভি) SA ৭ জা? জি) ভা) N,N. A, EE, টি, জা, ] +2, su. জ। বা, ওহ. ud, জা 2) জ। ENE sn. Se টি জী) ও 0. হা) জে। ভি, Een Osa ne. a 
' ভা জা জজ) 8 ও ওত) ও ও পা জা gs, n,n, জিভ n,n, জা ও) ভা হজ আন En, তা আজিজ eu, ne. ও) জজ পর তত আত হত Ns. হা আত EB mn আত) ভা আর আর nese tan 


১১ ৃ সিএ RB 
তে OE EE রন: 
: ্ EY টে = 2: পি ১৪১] ৬ 1575 OE 


পরিনাম * ছিল তোমরা লক্ষ্য কর ক পৃথিবীর মধ্যে ৬, 


25 এ ME ও ৩ ৬5 রে 
যমীনে ও আসয়ানসমূহের 


রত 


+ KG SOE 


ও রাতের মধ্যে স্থিতিলাত করে যাকিছু তাঁরই এবং ঈমান আনবে না অতঃপর 


“! হয হেনৰী, তাদেরকে বলঃ যমীনের বুকে চলে ফিরে দেখ আমান্যকারীদের পরিণাম কি হয়েছে! 

লা ১২. তাদের জিজ্ঞাসা করঃ আকাশ-জগত ও পৃথিবীতে যা কিছু আছে তা কার (মালিকানা)? বল, সব কিছুই 

ন] আল্লাহর, তিনি নিজের উপর দয়া-অনুগ্রহের নীতি অবলম্বন করার বাধ্য-বাধকতা স্বীকার করে নিয়েছেন। (এ 

পু কারণেই তোমাদের আইন অমান্য ও খোদান্রোহিতার শাস্তি সংগে সংগেই দেন না) কিয়ামতের দিন তিনি 

লি তোমাদের সকলকে অবশ্যই একত্রিত করবেন । বস্তুতঃ এ এক সন্দেহাতীত সত্য । কিন্তু তারা নিজেরাই নিজেদের 

ই] ক্ষতি ও ধ্বংসের বিপদে নিমঞ্জিত করে নিয়েছে, তারা এ বিশ্বাস করেনা । ্‌ 

নী ১৩. রাত্রির অন্ধকারে ও দিনের উচ্ছল আলোকে যা কিছু স্থিতি লাভ করে তা সব কিছুই আল্লাহর । তিনি সব 

টু] কিছু শোনেন ও জানেন। ্‌ 

নু ১৪. বলঃ আল্লাহকে বাদ দিয়ে আমি অপর কাউকেও নিজের পৃষ্টপোষক বানিয়ে নিব কি- সেই আল্লাহকে বাদ | 
* দিয়ে- যিনি আকাশ ও বীর সৃষ্টিকর্তা, যিনি রূখী-দান করেন, রী গ্রহণ করেন না? টু 


৪১৯৫৯ আম-৫ ১৮৮ পারা-৭ 


| Avr পর্ণ 2৫ ৩ পে 2 রে 2 ul টে 
‘EF 0 EE 0) হেত ) ১ 


প্রথম হই আমি যেন আমি আদিষ্ট হয়েছি আমি নিশ্চয়ই বল 


১৮৩5 5৪৪ 2% ৩7০৩ 0৮ 
৭ রেহাই পেল যে “ভয়াবহ 


ৃ, ০৬ ঠা ১ f ৮৪০৪০ ১% k 


এটা এবং তাকেতিনি নিশ্চয় তবে সেদিন 
দয়াকরলেন 


4 2 298 রি 2 ্প 2৫ 
পদ তা টা 


কোনঅপসারণ তবে অনিষ্ট দিয়ে আল্লাহ তোমাকে স্পর্শ করেন 
কারী নাই 


2 এবং তার বান্দাদের উপর পরাক্রমশালী তিনি এবং 


বলঃ আমাকে তো এই আদেশই করা হয়েছে যে, সকলের আগে আমিই তার সামনে মাথা নত করে দেব। চু 
আমাকে তাকীদ করা হয়েছে যে, (কেউ যদি আল্লাহর সাথে শরীক করে তবে সে করুক কিন্তু) ‘তুমি কিছুতেই | 
মুশরিকদের মধ্যে শামিল হবে না'। নি 
১৫. বলঃ আমি যদি আমার রবের না-ফরমানী করি তাহলে ভয় করছি যে, এক বড় (ভয়াবহ) দিনে আমাকে . টু 
শাস্তি ভোগ করতে হবে। 5 
১৬. সেদিন যে ব্যক্তি শাস্তি হতে রেহাই পেল আল্লাহ তার উপর বহু অনুগ্রহ করলেন, আর এই হচ্ছে সুস্পষ্ট 
শাফল্য ৷ | Pe 
১৭. আল্লাহ যদি তোমার কোন ক্ষতি সাধন করেন তবে তিনি ব্যতীত তোমাকে এই ক্ষতি হতে রক্ষা করবে এমন 
কেউ নেই। আর তিনি যদি তোমাকে কোন কল্যাণের ভাগী করে দেন তবে তিনি সর্বশক্তিমান । 

১৮. তিনি তার বান্দাদের উপর একচ্ছত্র ক্ষমতার অধিকারী । তিনি জ্ঞানী ও সব বিষয়ে ওয়াকিফহাল। 


টনি নিকটে 


ES 
Ll 
8 
৪ 
Ll 
“ছা. 
জা 
ml 
০ 
a 
5 
১ 
Bm 
1 
রা 
| 
সহ, 
[ 


রী. 2 Su 4 2/72 টু 
ন টি (১৪৬ 5 5 ll En 
সাক্ষী হজ 


অধর 


রঃ ৬১ টা 6৬ 0) (5 2 ৩৫ £ 
রর কোরআন 


এই আমার প্রতি কলা এবং টি 


৪) ১ হা, 


= 
14 dM জী) ও a.m. 
শে ছে 


পর্ণ ৩22 পাাঠতার্তা sl 


UG a 


জা. 
Bd 


Hg adn eens 


টু] ১৯. তাদের জিজ্ঞাসা কর, কার সাক্ষ্য সব চেয়ে বেশী গণ্য? বলঃ আমার ও তোমাদের মাঝখানে আল্লাহই হচ্ছেন 


সাক্ষী । আর এই কোরআন আমার নিকট অহীর মাধ্যমে প্রেরণ করা হয়েছে যেন আমি তোমাদেরকে ও যার যার 
নিকট এ পৌছিবে সকলকে সতর্ক ও সাবধান করে দিই । তোমরা কি বাস্তবিকই এই সাক্ষ্য দান করতে পার যে, 
আল্লাহর সঙ্গে অপর কোন ইলাহও রয়েছেন? বলঃ আমি তো এরূপ সাক্ষ্য কিছুতেই দিতে পারি না। বলঃ আল্লাহ 
টি তো সেই একই; তোমরা যে, শের্ক-বিশ্বাসে লিপ্ত আমি তার সাথে সম্পূর্ণ সম্পর্কহীন। 


৪. কোন জিনিস সম্পর্কে সাক্ষ্য দেয়ার জন্য মাত্র অনুমান আন্দায যথেষ্ট নয়, বরং তার জন্য 'জ্ঞান' এর 
দরকার যার ভিত্তিতে মানুষ নিঃসন্দেহে দৃঢ় বিশ্বাসের সংগে বলতে পারে যে- ‘এটা এরূপ' | এখানে 
জিজ্ঞাসার তাৎপর্য এই যে, তোমাদের কি সত্য সত্যই এ জ্ঞান আছে যে এই বিশ্ব-জগতে আল্লাহ ছাড়া 
অন্য কোন কার্যকারক, ক্ষমতাবান, নির্দেশক ও শাসক আছেন যিনি উপাসনা ও আনুগত্য পাবার 
উপযুক্ত? 


নি ৪ ৯. ডু. রি F « 
Pf aa nna a are aa dan en new Eas সে nn 


un জ। মা) জা জি জা তা, জা, জ। জা, ne জা) জা, 
পক =. যা - 
[) 


সূরা আল-আন্‌ আম-৫ ১৯০ পারা-৭ 


pA = যা ডিশ শনির 


নি ৃ র্‌ রা রত 2 তীর টি জেরে: 
A ) 6 ৫৫84 4 GM 


তাদের সন্তানদের তারা চিনে যেমন A রি তাদের আমরা যাদেরকে রর 


FASE 938 : তর wl hs 
[ধু অধিক যালেম কে এবং না তি ক্ষতিগ্রস্ত করেছে 
“UL 57422 ৫2 ৫ 
রঃ 25 EL ৰ 55 48 ৩ রতি ৩১৮ ৪] 
নিশ্চই তার দিবনাদিতে মিথ্যারোপ বা রচনা করে তার চেয়ে Ee 


ERE FRE TET 


আমরা io রানে ০ সেদিন এবং 
বলব 


2-4 টির Ee ee 2, (তির NEGA LAA 
4 ৩৪৩4 Ej 55 ৩ 1৯7৮1 ৩৫০১ 


রা) 
পর্ণ ১০০ এব 


০১৯৮১ 


(শরীক হল হিসেবে) 


£8] ২০. যে সব লোককে আমি কিতাব দিয়েছি তারা এ কথা নিঃসন্দেহে জানে, যেমন তাদের নিজেদের সন্তানকে 
£4 জানতে ও চিনতে কোনরূপ সন্দেহের উদ্রেক হয় না। কিন্তু যারা নিজেরাই নিজদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ 
ন্ট করেছে তারা একথা স্বীকার করতে প্রস্তুত নয়। 

|] রুকু-৩ 

নং ২১. তার অপেক্ষা বড় যালেম আর কে হবে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা দোষারোপ করে কিংবা আল্লাহর নিদর্শন 
নী সমূহকে মিথ্যা মনে করে? এরূপ যালেম লোক কখনই কল্যাণ ও সাফল্য লাভ করতে পারে না। 

রা ২২. যে দিন আমি এই সবকেই একত্রিত করব এবং মুশরিকদের নিকট জিজ্ঞাসা করবঃ তোমাদের নির্দিষ্ট করা 
র সেই শরীকগণ এখন কোথায় যাদেরকে তোমরা নিজেদের ইলাহ বলে মনে করতে? 


ডি 2 রর টু 
৫ রত | রড 5 ৫৫৯ CE ৬ 


উপর তারা মিথ্যাবলবে কেমন মুশরিক আমরাছিলাম না হে আমাদের 


রব 
৫ 


শঃ ১০ পে 2র্পা 15 রর 223237 TA / 2 227 HM 

i ০ 5 SEA ৰ ৮০০ ৮৫০ 

র্‌ চা এবং তারা মিথ্যা রচনা করত যা হি উধাও হবে ও তাদের নিজেদের 
রত 2৫ 


শি [022 : 2 TOE রর এ 

অনেকে 
< টা 1১১৮৫ A 2 2৮৫ 
EA ১22 রত ১51৮3 


বধিরতা 
(দিয়েছি) 


৬৫৮2৩ এ 


তোমার সাথে বিতর্বকরে তোমার-কাছে তারা 
Ee 


GOIN ALAN ৬ OLB 02 


রি উপকথাসমূহ ছাড়া নয় অস্বীকার করেছে যারা 


টু ২৩. তখন তারা এই মিথ্যা বিবৃতি দেয়া) ছাড়া আর কোন ফিতনার সৃষ্টি করতে পারবে না যে, হে আমাদের 
ধু মনিব-মালিক, তোমার কসম করে বলি , আমরা কখনই মুশরিক ছিলাম না। 

2] ২৪. দেব, তখন তারা নিজেদের সম্পর্কে কি রকম মিথ্যা কথা রচনা করে নিবে। সেখানে তাদের সকল কৃত্রিম 
শু মা'বুদ নিরুদ্দেশ হয়ে যাবে। 

:] ২৫. তাদের মধ্যে কিছু লোক এমন আছে যারা কানপেতে তোমার কথা শ্রবণ করে; কিন্তু অবস্থা এই যে, আমরা 
2 তাদের অন্তরের উপর পর্দা টানিয়ে দিয়েছি, যার কারণে তারা একে কিছুমাত্র বুঝতে পারেনা । তাদের কর্ণে কঠিন 
2] ভার রয়েছে যে, সব কিছু শোনার পরও কিছুই শোনে না। কোন নিদর্শণ তারা দেখতে পেলেও তার প্রতি তারা 
লি ঈমান আনবে না । এমন কি তারা তোমার নিকট এসে যখন ঝগড়া করে তখন তাদের মধ্যে যারা অমান্য করার 
ই] সিদ্ধান্ত করে তারা (সব কথা শোনার পর) এই বলে যে, এ প্রাচীন কালের এক কিংবদত্তী ছাড়া আর কিছু নয়। 


| €ু / 9৫৮ Vs (22422 ও হু 

5 ৪৮৮০) 5 ০ 6% 56 08৫6 5 
ন এছাড়া তারা ধ্বংস করে না এবং তা হতে 5 ও তাথেকে রো মি এব :: 
রি 4৫৮ 2 পাটি 2৮ রি হত 
ES 12) 5) (5 রি 20০১৮ 25 (৮৪7) রর 
ডঃ কাছে ১১০ যখন দেখতে তুমি যদি এবং  তারাউপলদ্ধিকরে না অথচ তাদের নিজেদেরকে চুন 
৫৮/4৮/2৮৮৫ ৮৫1 BNL 

5০ রি ৩৬০ দ্য 5১ ৩১৫৪৬ 2৩৬ 3 : 


CN 1 EY 2. a. 
=’ 


} 


EEE, 


রঃ টিবি EE 


E.R, 
= ও বা 


1 


এপ: 85,084 81 CN PC ONC TY 


au হা জা 
৬ আজ "জজ 


ভি পা) আ। জা n 


আছে তা শুধু এই দুনিয়ার জীবন। এবং মৃত্যুর পর আমরা কখনই পুনরূথান লাভ করব না। 


{| আমাদের রবের AE Ee EEE না এবং ফেরানহতো আমাদের তারা তখন রর 
আমরা (সেখানে 7 আফসোস এ 


৪ ২6 0522 052 ০5৫ £ 

যা 777 রে 
$ 8612 312১৬ 5৮? ১৩2 0৮ OF 
এবং তাহতে ক ০ যদি এবং গোপন করতে ছিল 
GA (৫৬ 5 & OBE 967৩৫ 28 


আমাদের জীবন ছাড়া এটা (এট মি 
দুনিয়ার দক নাই ভারা বলে এবং বাদী অবশ্যই _ ০ 


Ce 
€) ১৬ Ay ৩৪ ৮, 
হত হব না এবং 


২৬. তারা এই মহান সত্যবানী কবুল করার কাজ হতে লোকদেরকে বিরত রাখে, আর তারা নিজেরাও তা হতে 
দূরে সরে থাকে । (তারা মনে করে যে, এরূপ করে তোমার কিছু-না-কিছু ক্ষতি-সাধন করছে) অথচ প্রকৃতপক্ষে 
তারা নিজেরা নিজেদেরই ধ্বংসের আয়োজন করছে; কিন্তু সে চেতনা তাদের নেই। 

২৭. হায়, সেই সময়ের অবস্থা যদি তুমি দেখতে পারতে, যখন তাদেরকে দোযখের কিনারে দীড় করানো হবে 
তখন তারা বলবেঃ হায়, আমরা যদি দুনিয়ায় আবার ফিরে যেতে পারতাম এবং সেখানে আল্লাহর নিদর্শন-সমূহ 
প্রত্যাখ্যান না করতাম ও ঈমানদার লোকদের মধ্যে শামিল হতাম! 


মু ২৮. মূলতঃ এ কথা তারা শুধু এ জন্যে বলবে যে, যে সত্যকে তারা পুর্বে আবৃত ও গোপন করে রেখেছিল সে 


সময় তা উন্মুক্ত হয়ে তাদের সামনে প্রকাশিত হয়ে পড়বে; নতুবা তাদেরকে পূর্ববর্তী জীবনের দিকে যদি ফিরিয়ে 
দেয়া হয় তা হলেও তারা সে সব কাজই করবে যা হতে তাদেরকে নিষেধ করা হয়েছে। তারা তো বড়ই 
মিথ্যাবাদী । 

২৯. (এই জন্যে তাদের এই ইচ্ছা প্রকাশের ব্যাপারেও তারা মিখ্যাই বলে।) আজ তারা বলেঃ জীবন ঘা কিছু 


ররর EES 


বলনা স্লস্স্াস 
। জ। আা। জা, ভা, আা। ভা, 


শা 


17১56 0 ১) এ 3:55» ১ রনি 
Ee b ৮৬৬ শপথ হা তারা বলবে সঠিক নয় কি 


৫ ১ 5৩০ ১6০১: SS ঢ oS 
পু মিথ্যা ঘনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে নিশ্চয়ই তোমরা অস্বীকারকরতেছিলে এরর 

:' নি EL dnd P22 Nd 

HIG দুরে KUN I 19 

[£৪ তার৷ বলবে অকস্মাৎ কিয়ামত তাদের কাছে আসবে যখন 


BIN OB 2 ১৩ ৬ ৩ ৬৫ ডন দু 


তাদের বোঝাসমূহ বহন করবে তারা এবং তার মধ্যে যা এরউপর পপ : 


O07 ৬? Sins ১১৫০ ৩১ টু 


তারা বহন করবে য৷ নিকৃষ্ট সাবধান তাদের পিঠগুলোর উপর 


৩০. হায়, তোমরা যদি সে দৃশ্য দেখতে পার, যখন এদেরকে তাদের আল্লাহর সামনে দাড় করানো হবে তখন পর 


তাদের আল্লাহ তাদের জিজ্ঞাসা করবেনঃ এ কি সত্য নয়? তারা বলবেঃ হ্যা, হে আমাদের আল্লাহ, এ প্রকৃত | 


চু] সত্য । তখন আল্লাহ বলবেনঃ তা হলে এখন তোমরা প্রকৃত সত্যকে অস্বীকার ও অমান্য করার ফলস্বরূপ শাস্তির [8 
সী স্বাদ গহণ কর। রর 
টু] রুকু-৪ রর 
টু ৩১. ক্ষতিগ্রস্ত হল সে সব লোক যারা আল্লাহর সাথে তাদের সাক্ষাত হবার সংবাদকে মিথ্যা মনে করেছে। সেই | 
শী সন্ধিক্ষণ যখন সহসা এসে পড়বে তখন তারা বলবেঃ হায়! এ ব্যাপারে আমাদের দ্বারা কতই না ক্রুটি হয়ে গেছে। 
4 তাদের অবস্থা এরূপ হবে যে, তারা নিজেদের পৃষ্ঠের উপর তাদের নিজেদের গুনাহের বোঝা বহন করে চলতে 
পট থাকবে। দেখ, এরা কত নিকৃষ্ট ধরনের বোঝা বহন করছে। 


EE CANALS 
ET হা 
দুনিয়ার জীবন 


21 2% ৰ্‌ 
রি. (৮1৩০ 
আখিরাতের আবাস নিশ্চয় 


29 EX LTA ভা ১৯৫ {22244 
৬৫৮৬৩ J rel ০৪৪ GH SP 


তোমাকে মিথ্যারোপ নিশ্চয় তবে তারা বলে তোমাকে অবশ্যই 
করে তারা বিষন্ন করে 


টু ৩২. দুনিয়ার এই যিন্দেগী একটি ক্রীড়া ও তামাসার ব্যাপার ছাড়া কিছু নয়৫; প্রকৃত পক্ষে পরকালের স্থান 
: তাদের জন্যে মংগলময়, যারা (আজ) ধ্বংসের গ্রাস হতে আত্মরক্ষা করতে চায়। তবে তোমরা কি কিছুমাত্র 


8:23.22. EE. আত 9) tea. ॥ প্রা ।2./ জজ) 0 81 mR: Eda জা) জা) টা OAR ই) জু, জা) জা জং ছে. | KE ।॥ জু) টি) জী. | | 
(yy জং জজ জা dg. 8 হা, জজ জা) জা en, oe, ভা) জা জে জং জজ জা হা আজ) জা ও, হা, হা dng, জা জা জা জা জা এ ভা) 


এর অর্থ এই নয় যে দুনিয়ার জীবনের কোন গুরুতুগানীর্য নেই এবং মাত্র খেল-তামাসার ছলে এই দুনিয়া 
সৃষ্টি হয়েছে; বরং এর অর্থ হচ্ছে- পরকালের প্রকৃত ও চিরস্থায়ী জীবনের তুলনায় এ পার্থিব জীবন খেল- 
তামাশার মতই ক্ষণস্থায়ী; যেমন কোন মানুষ কিছু সময়ের জন্য খেলা ও আনন্দ স্ফুর্তিজনক চিত্ত- 
বিনোদনের পর আবার আসল গুরুত্বপূর্ণ ও দায়িত্বসংকুল কাজের দিকে প্রত্যাবর্তন করে। এছাড়া পার্থিব 
জীবনকে খেল-তামাশার সংগে এজন্য তুলনা করা হয়েছে যে, এখানে প্রকৃত সত্য-তন্ অন্তর্নিহিত থাকার 
কারণে অর্তদৃষ্টিহীন বাহ্যদর্শী লোকদের পক্ষে নানা রকম ভূল ধারণার বশবর্তী হওয়ার বহু কারণ বর্তমান 
আছে। আর এই ভুল ধারণায় আবদ্ধ হয়ে তারা প্রকৃত সত্যের বিপরীত অদ্ভূত অদ্ভুত এমন সব কার্য 
পদ্ধতি অবলম্বন করে যার ফলে তাদের জীবন নিছক খেল-তামাশায় পর্যবসিত হয় । 


পরল আস রেল রস ভাসি ভি রস জল রা 


ann eee an 


2৫৫. ৪ 4229৫ 3/ 


2 রতয় ৪ 


:E রসূলদেরকে নিশ্চয় এবং 


ৃ টি 

"* ১১৩৪৮ 4 নি A 

[হা 12৬৬ ৩ 4৪ । 

হ] যতক্ষণ না তাদের কষ্ট ও তাদের সিযারোপ যাকিছু এর এ 
দেয়া হয়েছে করা হয়েছে উপর ধৈর্য ধরেছে 


এ 25৩৫259) bh) ets OI J; 
টি তোমার কাছে নিশ্চয় এবং আল্লাহর বণীসমূহের কোন 
; এসেছে রা 


এই যালেমরা মূলতঃ আল্লাহর বাণী ও নিদর্শনসমূহকেই মানতে অস্বীকার করছে৬। Ea 
৩৪. তোমার পূর্বেও বহু সংখ্যক রসূলকে অমান্য করা হয়েছে; কিন্তু এই অমান্যতা ও তাদের প্রতি আরোপিত টু 
জ্মলাতন-নির্যাতন তারা বরদাশত করে নিয়েছেন। শেষ পর্যন্ত আমার সাহায্য তাঁদের প্রতি এসে পৌছেছে। টু 
আল্লাহর বানী-সমূহ পরিবর্তন করার ক্ষমতা কারো নেই, পূর্ববর্তী নবীদের সম্পর্কে খবরাদি তো তোমার নিকট সু 
পৌছেছে। £ 
৩৫. তা সত্তেও তাদের অনাগ্রহ ও উপেক্ষা যদি সহ্য করা তোমার পক্ষে কঠিন হয় তা হলে তোমার শক্তি থাকলে 
যমীনে কোন সুড়ংগ তালাশ কর 
নবী করীম সেঃ) যতদিন পর্যন্ত আল্লাহর বাণী শুনাবার কাজ শুরু করেননি ততোদিন তার জাতির 
লোকজন তাকে 'আমীন' ও ‘সত্যবাদী’ বলে মনে করতো এবং তার সততা ও বিশ্বস্ততার প্রতি পূর্ণ 
আস্থাবান ছিল । কিন্তু তারা তাকে অমান্য ও অস্বীকার করতে শুরু করলো তখন যখন তিনি আল্লাহর 
পয়গাম তাদের সামনে পেশ করতে শুরু করলেন। এই দ্বিতীয় পর্যায়েও তাদের মধ্যে কোন ব্যক্তিও 
এরূপ ছিল না যে রসূলে করীম (সঃ)-কে ব্যক্তিগত দিক দিয়ে মিথ্যাবাদী বলার দুঃসাহস করতে 
পারতো । তার কোন প্রাণের শক্রও কখনো তার বিরূদ্ধে এ অভিযোগ করেননি যে তিনি দুনিয়ার কোন 
ব্যাপারে কথনো কোন মিথ্যা বলেছেন। তারা তার যা কিছু বিরোধিতা করেছে তা তার নবী হওয়ার দিক 
দিয়েই। তার সবচেয়ে বড় দুশমন ছিল আবুজেহেল। হযরত আলীর (রাঃ) বর্ণনা মতে একবার 
আবুজেহেল নিজে নবী করীম (সঃ)-এর সংগে কথা প্রসঙ্গে বলেন, "আমরা আপনাকে মিথ্যাবাদী তো 
: কু আপনি যা কিছু প্রচার করছেন আমরা তাকেই মিথা বলছি'। 


সূরা জাল-জান আম-৫. ১৯৬ | 3৪২ 


১৮৮৯ রর 
th 4 3 5 8 2 ৫ 2 ও ৬৩ স 
আল্লাহ ইচ্ছে করতেন যদি এবং কোন নিদর্শন টি আকাশের বা 


(তবে) টিটি (চড়ার লা 
CATA AAA 


2৫2৪1 02 HH HB ৬৬৪ ৫০ 


'অবুঝদের 
অন্তর্ভুক্ত তুমি হয়ো না অতএব উপর 
(অৰ্থাৎ সপে) 
2s 22s LD DADA NAS 


উরি (১১ রি O sR, 99 
তাদের পৃনজীবিত মৃতদেরকে এবং শ্রবণ করে 4 
করবেন 
8৫52 ৮৮৫1৫ রাত 
25 0) YJ 21265 9০2 44) 
তার উপর নাযিল না কেন তারা বলে এবং তাদের ফিরিয়েআনা তারই দিকে এরপর 
করা হয় 


nn, 
CEE DER 


8, ung ছা ভি) জা) 
প্র । ও জা জা। জ। ছা) জা। জা রা হা) | 


ANB n, enn) 


ত 


আর 
এয 
০ 
) ০8 
i 
ed 
mE. 
০ 
জা. 

A) 


Cn 
এছ 


অথবা আকাশে সিড়ি লাগিয়ে নাও এবং তাদের সামনে কোন নিদর্শন পেশ করতে চেষ্টা কর। আল্লাহ চাইলে এ 
সব লোককে তিনি একত্রিত করে হেদায়াত করতে পারতেন । অতএব তুমি অজ্ঞ মূর্খের মত হয়ো না৭। 

৩৬. আসলে সত্যের দাওয়াত পেয়ে তারাই সাড়া দেয় যারা শুনতে পায়; আর যারা যূর্দা৮ তাদেরকে তো আল্লাহ 
কবর হতেই জিন্দা করে উঠাবেন। তখন আল্লাহর বিচারালয়ে উপস্থিত হবার জন্যে তাদেরকে ফিরিয়ে আনা 
হবে। 

৩৭. এই লোকেরা বলেঃ এই নবীর উপর তার আল্লাহর নিকট হতে কোন নিদর্শন নাযিল হয় নি কেন? 


শর Na 


আও জজ) রড) জা) প্র, আআ ভা, mn a 1 sw a আত 


অর্থাৎ এই চিন্তার মধ্যে পড়না যে তাদের কোন আলৌকিক নিদর্শন দেখানো হোক যার দ্বারা তারা ঈমান 
নিয়ে আসবে । যদি আল্লাহতাআলার উদ্দেশ্য এই হতো যে সারা মানব জাতিকে সত্য পথের উপর 
একত্রীত করে দেয়া হবে তবে তিনি সকলকে মু'মিন রূপেই পয়দা করে দিতেন; রসূল পাঠাবার ও 
বিশ্বাসীদল ও কাফের দলের মধ্যে বৎসরের পর বৎসর দ্বন্দ করানো কি প্রয়োজন ছিল? 

“যারা শুনতে পায়’ বলতে সেই সব লোক বোঝানো হচ্ছে যাদের অন্তর ও বিবেক জীবস্ত ও প্রানবন্ত 
আছে, যারা নিজেদের বুদ্ধি ও চিন্তাশক্তিকে অকর্মণ্য করে দেয়নি; এবং যারা নিজেদের অন্তঃকরণের 
দ্বারগুলোতে বিদ্বেষ ও জড়ত্বের তালা লাগিয়ে দেয়নি। অপরপক্ষে “মুর্দা' হচ্ছে সেই সব লোক যারা 
গতানুগতিক ধারায় অন্ধত্বের মধ্যে জীবন-যাপন করে চলেছে এবং গতানুগতিক ধারা থেকে সামান্য 
বিচ্যুত হয়ে কোন কথা গ্রহণ করার জন্য তারা প্রস্তুত নয়- যদিও সে কথা সুস্পষ্ট সত্য হয়। 


Vana wa ssw ene ছে কি জেনি নু BE a nana a a a naan a nan ua a ae nas 


TITTY 


শত লিজ পা তর ০ ALSL A MCN 
BOOTHE 


(396 29 ৩ 


£ ০০১/৯০ AY; 


আভল দিন সাবিনাকে পূরণ মামার ক্ষমতাবান; কিন্তু এদের মধ্যে অধিকাংশ লোকই অজ্ঞতার চু 
| মধ্যে নিমজ্ছিত৯। : 
৩৮. যমীনের উপর বিচরনশীল কোন জন্তু এবং বাতাসে ডানার সাহায্যে উড়ন্ত কোন পাখীই দেখ, এরা | 
তোমাদের মতই বিচিত্র জাতি-প্রজাতি। আমরা এদের নিয়তি নির্ধারণ করায় কোন কুটি রাখিনি । শেষ পর্যন্ত [টল 
এদের সকলকেই তাদের রবের দিকে একত্রিত করে উপস্থিত করা হবে। 
৩৯. কিন্তু যে সব লোক আমাদের নিদর্শনসমূহকে মিথ্যা মনে করে, তারা কালা ও বোবা; অন্ধকারে নিমজ্জিত [ 
হয়ে আছে ভারা ৷ আল্লাহু যাকে চান পতত্রষ্ট করেন, 
এখানে ‘নিদর্শন’ এর অর্থ হচ্ছে- অনুভবযোগ্য মুজেযা (আলৌকিক ক্রিয়া)। আল্লাহতা'আলার বক্তব্য এই 
যে, মু'জেযা না দেখানোর কারণ এই নয় যে, তিনি তা দেখাতে অসমর্থ ; বরং তার কারণ অন্য কিছু। 
এই সব লোক নিজেদের নিছক অজ্ঞতার কারণে তা উপলব্ধি করতে পারছে না। 


আও nn ক্ আ. এ প্রি গু লং তে তি রত আ হজ পি গা গজ পি আন সস axa na পা এ লি nama 


রঃ > 2 টিহলা্ওতা 2 4 রণ 
৪8: 1 টি We 22০ ০ এ 
চি পা উপর তাকে রাখেন ইচ্ছে করেন যাকে এবং 


2 


KL EH Bl ৬ BO OL ভিত 058 


Se কয়াযত Gti J) “আল্লাহর শাস্তি দে যদি তোমরা(ভেবে) কি বল 
: ৯0৫ বি 22 2 ৮5৫ 
্ Ve ০3৬০ BY 0) OFS 41 1 
ন তাকেই (না) তোমরা হও ডাকবে তোমরা আল্লাহ (ভবে) কি 
শুধু বরং ছি দাও) (অন্য কাউকে) টিনা. 
রে পা ০৫ / 22 ৫ / SC রে 
ED) ৪) OHI ৩ ভি OFS 
তি তিনি ইচ্ছে যদি ৎ তার কাছে তোমরা ডাক যে জন্যে * তিনি অতঃপর ডাক তোমরা 
ঃ করেন (অর্থাৎ দোয়াকরা) দূর করেন 


পট আর যাকে চান সহজ-সঠিক পথে চালান ১০ । 

টু] ৪০. তাদেরকে বলঃ একটু চিন্তা করে বল দেখি, তোমাদের উপর যদি আল্লাহর নিকট হতে কোন বড় বিপদ 
শর এসে পড়ে কিংবা সর্বশেষ মুহুর্ত উপস্থিত হয় তাহলে তখন কি তোমরা এক আল্লাহ ছাড়া আর কাউকে ডাক? 
{নন বলনা, যদি তোমরা সত্যবাদী হও। 

2 ৪১. তখন তো তোমরা সকলেই কেবল আল্লাহকেই ডেকে থাক। অতঃপ তিনি যদি চান তবে তোমাদের উপর 
চু] হতে এই বিপদ দূর করেন। 


রী ১০. আল্লাহর পথভ্রষ্ট করার অর্থ হচ্ছেঃ একজন অজ্ঞতা ও মূর্খ তা-প্রিয় মানুষ আল্লাহর নিদর্শনসমূহ অধ্যয়নের 


রী: সুযোগ লাভ করে না। এ ছাড়া সংস্কারান্ধ, বির্বিষ্ট ও অবাস্তব দৃষ্ি-সম্পন্ন কোন বিদ্যার্থী যদি আল্লাহর 
নিদর্শন সমূহ পর্যবেক্ষণ করেও তবুও প্রকৃত সত্য লাভের পস্থাসমূহ তার দৃষ্টির অন্তরালে থেকে যায় এবং 
ৰ ভুল ধারণা সৃষ্টিকারী জিনিসসমূহ তাকে সত্য থেকে ক্রমাগত দূরে টেনে নিয়ে যেতে থাকে। অপর পক্ষে 
না আল্লাহর পথ প্রদর্শনের অর্থ হচ্ছেঃ এক সৎ সত্য-সন্ধানীকে জ্ঞান লাভের উপায়-উপকরণ থেকে উপকার 
রঃ লাভের সুযোগ দান করা হয়, এবং আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে সে সত্য পর্যন্ত পৌঁছবার পন্থাসমূহ লাভ 
টি করতে থাকে। 


বহি শি হি 


জং জা আও জহি 
ICO PILE 


সূরা আল-আন্‌ আম-৫ ১৯৯ | পারা-৭ 


nen জজ nun aassananananssasn anna nnans san ns naa ann হর আজ saa asin ana aa LY | - 
নি 


Ui ৫7? রে 9 ডে টে ক LOL 
চা (3০ 0৮৬ ৩৯৯৩ 5 | 
51127 তোমরা শিরককরে যাকে তোমরাভূলে / এবং রর 
না যাও (তেথন) || 
2 2 প পারব 


6৬৫ ১৫ ৩9 দু 


তোমার পূর্বেও 


পর্ণ ৩০ রি 


HERS © 0% ne 


প্রহর 


PP তানি তত তত তত তত তত: 


ভি) জা, জা. ভীত | 
শে 


সস 
রঃ ভা 


] এই ধরনের অবস্থায় তোমরা তোমাদের বানিয়ে নেয়া শরীক-মাবৃদদেরকে সম্পূর্ণ ভুলে যাও১১। 

রুক-৫ 

ন ৪২. তোমার পূর্বে অসংখ্য জাতির প্রতি আমরা রসূল পাঠিয়েছি; সেই জাতিগুলোকে বহু বিপদ-মুসিবত ও দুঃখ- 
ঘর কষ্টে নিমজ্জিত করেছি, যেন তারা নয্রতার সাথে আমাদের সামনে নতি স্বীকার করে। 

| ৪৩. এরূপ অবস্থায় আমাদের পক্ষ হতে যখ্খন তাদের উপর কঠোরতা এসেছে, তখন তারা কোন নম্রতা ও বিনয় 
স্বীকার করে নি; বরং তাদের দিল তখন আরো অধিক শক্ত হয়ে গেছে। আর শয়তান তাদেরকে এই সান্তনা 
দিয়েছে যে, তারা যা কিছু করছে ভালই করছে। 


aaa asa 


POTTY ) 
ভা. হা) গ্রা। জা) 


Lt 
Lol 
শো 
Lt 
1 
চির 
7 
লি 
০৪ 
শর 
তি 
০৯ 
I) 
IEC) 
EL 
(5 
1০৪ 
RC) 
i 
এ 
লি 
Lal 
০৪ 
EL. 
রে 
নি 
তি 
je, 
ti 
a 
EL 
| 
A) 
টি 
mn 
শর 
রঃ 
5 
০৪ 
০৪ 
on 
জা. 
এআ 
= 
ml 
CC 
ll 
Co 
Ralf 
EL) 
Ky 
শর 
a] 
i 


জং জ। 
ae 


১১. অর্থাৎ এ নিদর্শন তো তোমাদের নিজদের সত্ত্বার মধ্যে বর্তমান আছে। যখন তোমাদের উপর কোন বড় 
বিপদ ঘটে, কিংবা মৃত্যু তার ভয়াবহরূপ নিয়ে তোমাদের সামনে এসে দাড়ায়; সে সময় আল্লাহর আশ্রয় 
ছাড়া দ্বিতীয় কোন আশ্রয়স্থল তোমরা দেখতে পাওনা, বড় বড় মুশরেকরাও এরূপ অবস্থায় নিজেদের 
উপাস্য দেবতাদের বিন্বৃত হয়ে একমাত্র সেই এক আল্লাহকে ডাকতে শুরু করে। কট্টর থেকে কট্টর এ 
নাস্তিকও আল্লাহর কাছে প্রার্থনায় হাত প্রসারিত করে দেয়। এ ঘটনা এই সত্যই প্রমাণ করে যে, আল্লাহ - 
পরন্ত ও তওহীদের সাক্ষ্য প্রতিটি মানুষের নিজস্ব সত্ত্বার মধ্যে বিদ্যমান আছে। তার উপর উদাসীনতা ও 
অজ্ঞানতার যতই আবরণ ঢেকে দেয়া হোক না কেন তবুও তা কখনো কখনো আবরণ ভেদ করে উপরে 


১: 


টিউটর ne 


সস 


» তাদের উপদেশ 
Loh 


| লাম 
রথ ই প্ ও 
252) রর AL 9655৫ ৮৪ 
(এ) লিক অতঃপর 
লোকদের শি 
! 2232/2 


ছেয়ে 4 A দরে 
পদ বল বিঃজাহাদের রর শা সবপ্রশংসা আর যুলুম করেছিল 
্ RA WED 

I ঞ রত 

dl ৬ ৮. 
] মোহর এবং 


লাগান 


Ep রি 9৬ 


রা 


এ 28) ৬ 
তা তোমাদের “আল্লাহ ব্যতীত 


777 (যে) 


লী ৪৪. অতঃপর তারা যখন তাদের প্রতি যে নসীহত করা হয়েছিল তা ভুলে গেল, তখন সকল প্রকার সচ্ছলতার 
টু] দুয়ার তাদের জন্যে খুলে দিয়েছি। শেষ পর্যন্ত তারা যখন তাদের দেয়া নিয়ামতমমূহে গভীরভাবে মগ্ন হয়ে গেল 
টু] তখন আমরা সহসা তাদেরকে পাকড়াও করেছি. এখন অবস্থা এই হল যে, তারা সকল কল্যাণ হতে নিরাশ হয়ে 
তব গেল। 

£] ৪৫. এভাবে সেই সমস্ত লোকের শিকড় কেটে দেয়া হয়েছে যারা যুলম করেছে; আর প্রকৃতপক্ষে সকল তা'রিফ 
লি ও প্রশংসা রবধুল আ'লামীন আল্লাহর জন্যে । (এ জন্যে যে, তিনি এই সব লোকের শিকড় কেটে দিয়েছেন)। 

8] ৪৬. হে মৃহাত্মদ! তাদেরকে বলঃ একথা কি তোমরা কখনো চিন্তা করেছ যে, আল্লাহই যদি তোমাদের দৃষ্টি-শক্তি 
£] ও শ্রবণ-শক্তি কেড়ে নেন এবং তোমাদের দিলের কপাট বন্ধ করে দেন১২ তা হলে আল্লাহ ছাড়া আর কোন 
পে ইলাহ এমন আছে, তোমাদেরকে এই শক্তি ফিরিয়ে দেবে? 


১২. এখানে অস্তকরণের উপর মোহর লাগানোর অর্থ চিন্তা করার ও বুঝবার শক্তি হরণ করে নেয়া । 


১2 ob BS 5৮ ১৮০ Hes 


তারা এরপরও  নিদর্শনগুলো 


এসেপড়ে 

তে? 1. পর্ণ ০০ 2 

As) NV) A ০ 
ৃ লতা) এব্যতীত ধ্বংসকরা হবে 
টা পে টি / 23 Lo রে / ৩০4 
: লো ৬ ৩22১ 5 ৩৯ 5 ০১০) 
প্র ঈমান টি ১০ রসূলদেরকে 

আনবে 


৩৩০৬ 


দুঃখিত হবে তারা 


: Ed ও ৬৬ BILL (01) টা (8 


নাব 2 

একারণে শাস্তি চিনি আমার নিদর্শন মিথ্যারোপ করেছে যারা এবং 
করবে গুলোকে 

৮১5 21 


নাফরমানীকরে 


এসেছে 


পু] দেখ, আমরা আমাদের নিদর্শনসমূহ কেমন করে বার বার তাদের সামনে পেশ করছি। তা সত্ত্বেও এগুলো কিভাবে 
মু তাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। 

৪৭. তোমরা কি কখনো চিন্তা করে দেখেছ যে, আল্লাহর নিকট হতে যদি হঠাৎ কিংবা প্রকাশ্যভাবে তোমাদের 
নি উপর আযাব এসে পড়ে তখন যালেম লোকেরা ছাড়া অপর কেউ কি ধ্বংস হবে? 

টি ৪৮. আমরা যে রসূলই পাঠাই, তাকে এ জন্যেই তো পাঠাই যে, তারা নেক চরিত্রের লোকদের জন্যে 
পি সুসংবাদদাতা হবে, আর খারাব চরিত্রের লোকদের জন্যে হবে ভয় প্রদর্শনকারী । যারা তাদের কথা মেনে নিবে ও 
রী নিজেদের কর্মনীতি সংশোধন করে নিবে তাদের জন্যে কোন ভয় ও দুঃখের কারণ হবে না। 

টি ৪৯. আর যারা আমাদের আয়াত ও নিদর্শনসমূহ অস্বীকার করবে তারা নিজেদের এই না-ফরমানীর ফল হিসেবে * 
{ শাস্তি ভোগ করতে বাধ্য হবে। রঃ 


সূরা আল-আন্‌ঘ আম-৫ সি | পারা-৭ 


BEARS 2 


ES শির ৫ পৃ AAA B22 72 
56) 072 ৯১০ ie! এ 


তোমরা চিন্তা কর EM চক্ষুমান আর 


2 
8৮ (3) Bs of OPE 
তাদের জন্যে নাই তাদের রবের দিকে একত্রিত করা হবে যে ভয় করে 
৩০৮৫ 2০০ পু AY 2, ES) 
25 ৯) ১ 5 692 


কোন না এবং কোন তিনি ছাড়া 
সু 


পে ৫০. হে মুহাম্মদ | তাদেরকে বলঃ আমি তোমাদেরকে একথা বলিনা যে, আমার নিকট আল্লাহর ধন-তান্ডার 
টু] রয়েছে, না আমি গায়েবের কোন জ্ঞান রাখি, না এ কথা বলি যে, আমি ফিরেশতা; আমি তো শুধু সেই অহীর 
=] অনুসরণ করি, যা আমার প্রতি নামিল করা হয়। তারপর তাদেরকে জিজ্ঞাসা করঃ অন্ধ ও চক্ষুন্মান উভয়ে কি 
পর] কখনো সমান হতে পারে? তোমরা কি চিন্তা করে দেখ না? 


: ৫১. হে মুহাশ্মাদ, তুমি এর (অহীর জ্ঞানের )সাহায্যে সেই লোকদের ভয় প্রদর্শন কর যারা ভয় করে যে, তাদের 
মি কখনো আল্লাহর সামনে এমন ভাবে উপস্থিত হতে হবে যেখানে আল্লাহ ছাড়া আর কেউ (এমন শক্তিমান) হবে 


পু না যে তাদের সাহায্যকারী ও বন্ধু হতে পারে; কিংবা তাদের জন্যে শাফায়াত করতে পারে। সম্ভবতঃ এই 
টু উপদেশ দানে ও ভয় প্রদর্শনে তারা আল্লাহ-ভীতির নীতি ও আদর্শ ও অবলম্বন করবে। 


সূরা আল-আন্‌ আম-৫ ২০৩ পারা-৭ 


শি. ১ রে SHAAN LET SADT পভ হি 2 A Ee 
RG 5 ৮১৬০৩৮৪৭০৮৩ ৬৮৬ ১১০৮ ৯) ০ 
৮ সন্ধায় ও সকালে তাদের রবকে ডাকে (তাদেরকে) দূরে সরিয়ে না এব 
হত ১. 5 ৪৯ -22 OAL AILS 
EL EE ৬১1৩৬ ৮ ০৮৫৯ *) ৪৬৬০7 EB 
EOE EET ০ 2 ও ১ ৩৯ i: 
ল্] কোন তাদের হিসাব তোমার উপর নাই তাঁর সৃষ্ট তারা চায় ই 
ক (দেওয়ার দায়িতু) টার 4 SA হই 
125 SI 2 244 22 2 ৬ 2 রণ রে ৪৬ হই 
১১০১ ৮৬৭ ৩2 ৮ ৬.৯ ৩৪ ৩ 5 ৮55 
টি তাদেরকে অতএব কিছুই কোন তাদের উপর তোমার হিসাব নি ০০7০১ পর 
ধু (যদি) দূরে সরাও | PDA: 
EE AA ANNA ৫27 র্ ৫5০ BS 
22 BR DN 5৪9 ৮১1০2 ৩৮৩১ & 
পু ' তাদের কাউকে আমরা পরী এভাবে এবং যালিমদের অন্তভূক্ত হবে তুমি তবে 
টং ৬ 0 5 ৰণ ৪ Z A we Find AS PCL রর 37 pS 
তি ৩21৪৩ এ) ৬ ৮8৯2 OF BR 
5 হতে তাদের উপর আল্লাহ অনুগ্রহ এসব লোকদের কি তারা বলে যেন (অন্য) কাউকে নটী 
5 তে Ee 
টা ৮৩১২ 
আমাদের টি 
টু ধা 
লু] ৫২. আর যারা তাদের আল্লাহকে দিন -রাত ডাকতে থাকে ও তাঁর সন্তোষ সন্ধানে নিমগ্ন হয়ে আছে তাদেরকে 
টু নিজেদের নিকট হতে দূরে সরিয়ে দিওনা, তাদের হিসেবের কোন জিনিসের দায়িত্ব তোমাদের নেই, আর 
তোমাদের হিসেবেরও কোন জিনিসের বোঝা তাদের উপর নয়। এতদসব্বেও যদি তুমি তাদেরকে দূরে সরিয়ে 

2] দাও তবে তুমি বালেমদের মধ্যে গন্য হবে। 

তব ৫৩. মূলতঃ আমরা তাদের পরস্পরকে পরস্পরের সাহায্যে এই ভাবেই পরীক্ষায় নিমজ্জিত করেছি ১৩ । যেন ভারা 


| তাদেরকে দেখে বলেঃ এরা কি সেই লোক আমাদের মধ্যে যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও মেহেরবানী হয়েছে? 


১৩. অর্থাৎ গরীব, নিঃস্ব ও সেইসব লোক যারা সমাজে মর্যাদাহীন । সকলের আগে এদের ঈমান আনার সুযোগ 
দিয়ে আমি ধন ও সম্মানের গর্বে গর্বিত লোকদেরকে পরীক্ষায় নিক্ষেপ করেছি। 


আবি শে জজ ৩৯ 


mn’ snd, আআ 


hs 
EL. 
A) 
লি 
নি 
নি 
৪ 
ৰ 
জর 
ন্‌ 
0 
ডা 
1 টং 
এ 
নি 
a 


=“. a. a. ass, 


EE NN EE BY দ 
শর = 


MAN RR 


তিনি তবে ং এ 7. 
বাস্তবিকই 


আল্লাহ কি তার শোকর আদায়কারী বান্দাদেরকে তাদের অপেক্ষা বেশী জানেন না? 

৫৪. আমাদের আয়াতের প্রতি বিশ্বাসী লোকেরা যখন তোমর নিকট আসে, তখন তাদেরকে বলঃ তোমাদের 
প্রতি শাস্তি বর্ষিত হোক। তোমাদের আল্লাহ দয়া-অনুগ্রহের নীতি নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছেন। 
তার এই দয়া-অনুশ্রহের কারণেই তোমাদের মধ্যে কেউ অজ্ঞতাবশতঃ কোন অন্যায় কাজ করে বসলে সে যদি 
পরে তওবা করে ও সংশোধন করে, তবে আল্লাহ তাকে মাফ করে দেন এবং নরম ব্যবহার করেন১৪ । 


১৪. 


চি পি) / ৮2 1 | ্ত ৩০৪ 2 (2 ৯৫ 

< 9৫ 2: (০৪১ নর (৩) ৮৮৪, cl! 
র তখন আমাদের নিদর্শন ঈমান এনেছে (তারা) 
2 যারা 


57 


a Ad 


TET TIT 
Es. 


RAS 


তা এমন 
যে 


চরণ 62 


৬০৪ 


RRR DAN 


ইরা নিবি 


মি কন 


আ) 0, জি) a, 
(sus. ভা 


যেসব লোক সে সময় নবী করীমের(সঃ) উপর ঈমান এনেছিলে তাদের মধ্যে অনেক এরূপ লোকও ছিল 
যাদের দ্বারা ইসলাম পূর্ব যামানায় বড় বড় পাপ সংঘটিত হয়ে গিয়েছিল । এখন ইসলাম গ্রহণ করার পর 
যদিও তাদের জীবন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছিল তবুও ইসলামের বিরুদ্ধাচারীরা তাদের অতীত 
জীবনের দোষ-ক্রুটি ও কাজের উল্লেখ করে তাদেরক্কু লাঞ্চিত করতে চাইতো । এই সম্পর্কে এরশাদ হচ্ছে 
যে, ঈমানদারদেরক আশ্বাস দান করে তাদের বলে দাও- যে ব্যক্তি তওবা করে অনুতাপসহ আল্লাহর 
দিকে প্রত্যাবর্তন করে নিজেকে সংশোধন করে নেয় তার অতীত দোষ-ক্রটির জন্য পাকড়াও করার রীতি 
আল্লাহতা"আলার কাছে নেই। 


ভিসির সহ্য 


সি 


এ ছা) জজ 
) প্র). 


নি নিট নে |] 1 
শি তি nee 


আজ রা হজ প্র জজ জজ 08. জজ আজ জরা জজ জী 


OD BA 
Pa a ue a ee aC a a a a a aa eae ai 


12221 আআ জজ 
1) 


Ra RL PMA LBNL 


ন 
AD 


Ee, EA 
a a, 


এ B © Gyo 45 2৬ 2 


77 হত যদি বল. 
£24 Ld 2৬ ১ ০৩৮৩ 


৯1 5 চি ০৯1 


তোমাদের মাঝে ও আমার মাঝে ব্যাপারটির ফয়সালা(তাহলে) 


হজ 
et 
“ 
Fe 
হল 
২ 
হম 
চি 
০ 
... 
Ef 
LE 
nl 
ছা... 
nt 
Re 
u- 
a 
রা Fa 
এ 
a. 
a 
২ 
সী 
হজ! 
PS 
am 
হী 
চা 


তত্র তারি ্রিন্ভেকাজোজেরাতলাতরজ্ 


হই? সুহাগ্দ, তাদের বলঃ তোমরা জান্লাহকে বাদ দিয়ে আর বাদেরই পুজা উপাসনা কর তাদের দাসত্‌ 
করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলঃ আমি তোমাদের ইচ্ছা-বাসনার অনুসরণ করব না। এরূপ করলে আমি 
পথ-ভ্রষ্ট হয়ে যাব, সৎ পথে পথিক হতে ও হেদায়াতপ্রাপ্ড লোকদের সাথে শামিল থাকতে পারব না। 

৫৭. বলঃ আমি আমার আল্লাহর নিকট হতে প্রাপ্ত এক উজ্জল প্রমাণের উপর প্রতিষ্ঠিত , অথচ তোমরা তা 
অবিশ্বাস করলে । সেই জিনিস আমার ক্ষমতার মধ্যে নেই যা তোমরা খুব তাড়াতাড়ি পেতে চাও । ফয়সালা করার 
সমগ্র ইখতিয়ার কেবল মাত্র আল্লাহরই । তিনিই সত্য কথা বর্ণনা করেন তিনিই উত্তম ফয়সালাকারী । 

৫৮. বলঃ সেই জিনিস যদি আমার ইখতিয়ার থাকত যা তোমরা তাড়াতাড়ি চাও তা হলে তোমাদের ও আমার 
শর মধ্যে কবেই না ফয়সালা হয়ে যেত। 


হল হ হত RL 


Da al ana aa naar a wn a as 


সির টিপস টিসি 


০ 


BE: 


তু আম-৫ ১ পারা-৭ 


1 
a “অনৃশ্যের হা ২ 


LG GC 


ও স্থলভাগের মধ্যে যা কিছু জানেন তিনি 


চাপলে 


৬৩১ 2৩৮ ও 


তার দ্বিতীয় দিনে তিনি তোমাদেরকে সেই কর্ম-জগতে ফিরিয়ে পাঠান, 


: ১১০ 
সর হবে রি মেয়াদ 2 
EAA Lt ৮৮৮ ৫১৫০৫ ৩ Be 
0+ ০১৩ AS টে এ 5 শু এ রং 
2908 তিনিই এবং তোমরা কাজ করতেছিলে বিষয়ে তোমাদের ৬০ রর 
বু রত পেল রি / দেবেন | 
নর এবং তার বান্দাদের | 
র্‌ দি Puli (AL 39 T+ 9 FESTA FE রা চৰ 
HO ১০৫ ট ১ এ ad 2১৮ 5) 2 :: 
: ত্রটিকরে না তারা এবং তন ক মৃত্যু তোমাদের কারও রর 
EAC ক ৮1154 [৫ 42 হু 
জিপি 5) ৪৭১০ 48) ৫) 982 ৪ 
[] ক্ষ 9৪ তা্ধিনি)নব আল্লাহর. দিকে তারা প্রত্যানীত এরপর টু 
EN EL রর 


৮ Ss হয় 
f 5৫05৯ কও 2 BA 255 
৩৫ পে ৩০ ০ © ৯৮৮০ FI 55 
হতে তত কে (হেনৰী) হি কর দ্রুততর তিনিই এবং 


22 
32 ০৫১2 ধা বি 


মস ডকা রত চাম চা সর ত ভাল কেলজ 
কাজ করছ তা তিনি তোমাদেরকে বলে দিবেন। 

রুকু 

৬১. তার বান্দাদের উপর তিনি পূর্ণ কতৃত্বশীল, তোমাদের উপর পাহারাদার নিযুক্ত করে পাঠান। এমন কি, যখন 
তোমাদের কারো মৃত্যুর সময় যখন উপস্থিত হয় তখন তীর প্রেরিত ফিরেশতা তার প্রাণ বের করে নেয় এবং 


চপ রর 


ERT 


oe’, m0 


ই] নিজদের কর্তব্য পালনে একবিন্ু ক্রুটি করেনা । 

টু] ৬২. অতপর সকলেই স্বীয় প্রকৃত মনিব ও মাবুদের নিকট প্রত্যাবর্তিত হয়। সাবধান থেকো, ফয়সালা করার 
| সিদ্ধান্ত ্হনের সমস্ত ইখতিয়ার কেবল তারই রয়েছে; হিসেব গ্রহণে তিনি পূর্ণমাত্রায় ক্ষমতাশালী । 

£] ৬৩. হে নবী মুহাম্মদ, এদের নিকট জিজ্ঞাসা করঃ মরুপ্রান্তর ও নদী-সমূদ্রের পু্জিভূত অন্ধকারে তোমাদেরকে 

i রক্ষা করেন কে? কার সামনে (বিপদের সমর) কাতর কষে ও চুপেচুপে প্রার্থনা ও দোয়া করতে থাক? * 


টা আম-৫ K সী পারা-৭ 


৮১২১ ভে Ca pS 


1m জা জা) tegen e,s 
প্রঃ) ছি পা জা জজ জা জাজ 


oR 


শিলা 


কাকে বল যে, তিনি তোমাকে এই বিপদ হতে রক্ষা করলে তোমরা অবশ্যই শোকর গোষার বান্দাহ হবে? | 
৬৪. বল, আল্লাহই তোমাকে তা হতে মুক্তিদান করেন; তা হলে অপরকে তোমরা তাঁর শরীক মনে করছো 
কেন১৫? 

৬৫. বল, তিনি তোমাদের উপর উর্জলোক হতে কিংবা তোমাদের পায়ের তল হতে কোন আযাব পাঠিয়ে দিতে 
সক্ষম, 


i) 
এই 
এজ 
8 
এগ 
নি 
এ 
a 
lL 
টি 
জা. 
০ 
নর 
এজ. 
2৪ 
জা. 
এ 
[2 
এআ 
=H 
জা, 
LN 
a 
এ 
রা 
|. 
০ 
Ld 
Hl) 
-&. 
১৪ 
র্‌ 
I 
2 
শ্ 
-॥ 
a 
CER 
= 
০৪ 
ডা | 
a. 
tu 
bl 
| এই 
জজ 
এজ. 
a 
a 
না 
নী 
চু 
০8 
প্‌ 
ae 


১১ হা) জে, জা। nn 27 জা জি) am, 
টি 


তং প্রো 


রত 


amas ne 
= 
TED 


টি ae aera an 


অর্থাৎ আল্লাহতা'আলাই একরুমাত্র সর্বশক্তিমান । তিনিই সকল ক্ষমতা ও অধিকারের মালিক এবং 
তোমাদের ভাল ও মন্দের একমাত্র অধিকারী তিনিই এবং তারই হাতে তোমাদের ভাগ্যের চাবিকাঠি -এ 
সত্যের সাক্ষ্য তোমাদের নিজেদের আপন সত্তার মধ্যেই বর্তমান আছে। যখন কোন কঠিন সময় উপস্থিত 
হয়, এবং সকল প্রকার উপায়-উপকরণ অকার্যকরী বলে মনে তয় তখন তোমরা স্বতঃই নিরুপায় হয়ে 
তারই দিকে রুজু কর । তোমাদের আপন সত্ত্বার মধ্যে এই সুস্পষ্ট নিদর্শন থাকা সত্বেও তোমরা বিনা 
দলিল, বিনা যুক্তি ও বিনা প্রমাণে অপরকে আল্লাহর শরীক বানিয়ে রেখেছ। তারই জীবিকায় তোমরা 
প্ৰতিপালিত হচ্ছ, আর 'দাতা' বানিয়ে রেখেছ অন্য কাউকে ৷ তারই দয়া ও অনুগ্রহ হতে তোমরা .সাহায্য 
লাভ কর, আর অন্যকে সহায় ও সাহায্যকারী ধারণা করে বসে থাকো । তোমরা দাস হচ্ছ তার, কিন্তু 
দাসত্ব কর অন্য কারুর তিনিই তোমাদের বিপদ হতে উদ্ধার করেন, এবং বিপদের সময় তারই কাছে 
তোমরা বিনয়াবনত হয়ে ক্রন্দন করতে থাকো, কিন্তু যখন সে দুঃসময় কেটে যায় তখন তোমাদের কাছে 
‘বিপদ তারণ' হয়ে দাড়ায় অন্য কেউ, এবং অন্যদের নামে ও আস্তানায় তখন নযর ও নিয়ায চড়তে 


BEAD ESE SSE 
Pe ny se 


রা 
|) আ) জা জা আআ আন | 
আর ভা: ভিত আও জা) তা 


আজ জজ জজ 
PR) 


sae রেল nee 


CPN ODO জা 
LED ae lB 


a oa 


পরবর্তি 17/ Ee 


Ee 68১৩ £ রর 
AE. -হ 
ধু লক্ষ্য কর সং তোমাদের কতককে আস্বাদন এবং বিভির দে তোমাদের বি বা 
Ss (কুফল) (দিয়ে) করাতে পারেন ' করতে পারেন মু 
লি, পে ৩০ পুশ 237 না ed: 
: ৮ ৩৩৫ 20 55625 ~~ ORE ৫১ BB 
ন] সে স্প্কে বুঝে নেবে তারা সম্ভবত আমার আমরা বারবার কিভাবে 
a নি 
ঃ 3 
রঃ Ee 
: 5 


nnn nn, n 
TTT 
পা আজ ভা) জে, E.R, UW. 


5:0, Es, 8, EEGs. ug. 
L wna শির 


ডা wd. a’ আতা, সর, পা, সা 
আআ জং 


অথবা তোমাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে এক দল দ্বারা অপর দলের শক্তির স্বাদ গ্রহণ করাবেন। দেখ, 
আমরা কিভাবে বারে বারে বিভিন্ন উপায়ে নিজেদের আয়াতসমূহ তাদের সামনে পেশ করছি। সম্ভবতঃ তারা এই 
নিগৃঢ় কথা বুঝতে পারবে। 

৬৬. তোমার জাতি এটা অস্বীকার করছে, অথচ তা সত্য ও প্রকৃত। তাদের বল, আমি তোমাদের উপর, 
হাবিলদার নিযুক্ত হয়ে আসেনি১৬। 

৬৭. প্রত্যেক সংবাদ প্রকাশেরই এক নির্দিষ্ট সময় রয়েছে। শীঘ্রই তোমরা নিজেরাই পরিণতি সম্পর্কে জানতে 
পারবে । 

৬৮. হে মুহাম্মদ, তুমি যখন দেখবে যে, লোকেরা আমার আয়াত সমূহের দোষ সন্ধান করছে তখন তাদের নিকট 
হতে সরে যাও যতক্ষণ না তারা এই প্রসংগের কথা-বার্তা বন্ধ করে অপর কোন কথায় মগ্ন হয়। 


আআ) TE TET ভা) জে) 7 


LBB CY DNS DTT পলি ও তল রানি নত হাল তাল জাত আনত 


জে) জে. 2.) ভি) TET 


a. রা আর, জা, আজ আছ, আজ, হজ "আট, "আর. জজ. 
| 
প্রঃ 


HUT PHBE RC THEY 


ds Bo ০ 
ছা চে) আআ হা জা 


১৬. অর্থাৎ আমার এ কাজ নয় যে, তোমরা যা দেখছো না তা তা আমি বল পূর্বক তোমাদের দৃষ্টিগোচর করাবো 
এবং যা কিছু তোমরা বুঝছো না তা বল পূর্বক তোমাদেরকে বুঝিয়ে দেবো । আর যদি তোমরা না দেখ ও 
SOE SN CE ET 


১০০ রং, এজ: টে জজ প্র) জা) প্র) আ। জে) জা) আআ আ। আও জা, এ, আআ, এআ জল প্র সেরে ছি. uns nya, a টি ০০1 
EB, 


EE 


‘ann nee nan 


2 w 
(০৬১৬) 
৬৮ পর্ণ 25 


(যারা) লোকদের 


প্র, 


ভা জজ 


হি তত লজ তত হিসি 


যারা 
তারা যাতে উপদেশের কিন্তু 


(দায়িত্ব) 
নর দি. ১ তা 
> 2 ০9 ১৯৩ ৮৫৪৯৩ 6৮2 ৩০১ 

বিরত থাকে 


জলে আনি ৮ আত রতি তিনে পল রও আসে উল আত 


[ 


টিটি 


আর শয়তান যদি কখনো তোমাকে বিভ্রান্তিতে ফেলে দেয় তবে যখনি তোমার এই ভুলের অনুভূতি হবে তার পর 
এই যালেম লোকদের কাছে বসবে না । 

৬৯. তাদের কাজের কোন জিনিসেরই কোন দায়িত্ব পরহেযগার লোকদের উপর অর্পিত নয়; অবশ্য তাদের 
উপদেশ দান করা কর্তব্য । এই আশায় যে, তারা যদি তাদের ভ্রান্ত-নীতি ও চরিত্র হতে বিরত থাকে! 

৭০. যারা নিজেদের দ্বীনকে খেল-তামাশা বানিয়ে নিয়েছে, আর দুনিয়ার জীবন যাদেরকে ধোকায় নিমজ্জিত 
করেছে তাদের কথা ছেড়ে দাও। তবে তাদেরকেও এই কুরআন শুনিয়ে নসীহত ও সতর্ক করতে থাক, এই ভয়ে 
যে, কেউ কোথাও নিজস্ব কীর্তি-কলাপের দরুণ খারাব পরিনামে নিমজ্জিত হয়ে না যায়। বিশেষতঃ এমতাবস্থায় 
যে, আল্লাহর আযাব হতে রক্ষা করার জন্যে কোন বন্ধু সাহায্যকারী ও সূপারিশকারী হবে না । 


জা 
i) 
হস 
~d 
রঃ 
LB 
২ | 
Ne 
yg 
০ 
es 
el 
ভে 
তর 
[লা 
ছা 
(০৯ 
এ. 
/৭ টি 
রা. 
RL 
এজ. 
LAB 
দা 
ডু 
a 
০ 
et 
ed 
iD 
i) 
রী. 
-্ 
(1 
জা. 
| 
জা. 
fo 
জা. 
রে 
A] 
lal 
a 
এ 
পু 
(2) 
J 
RC 
ঠি 


ও) জে ও) জে TET |) 
পু হস হিস জে নগদ 


তল mle oC On 


গর 


জি are ne le nan aaa ans 


৩: 15557 185 ১৩৩% 5) UE ৫৫ ০৬৩ 
টা ডি তার থেকে গ্রহণ করা হবে (তবুও) বিনিময় সভা) লে বিনিময় যদি এবং 


র্প 


হিপ MEAS. রে 224 ৪7 
i ১ পট ৩০ ৩৩৮6 স্ ০১৮৮ ও 


Ry জা) রা, জা, জা) ও) nn, 
্ আআ পিং টা 


a শা চা জা 


ভে) জা) জা) জা) OEY CH me A 
al mw ne a Sat” Sa Sao a Sad gs Sac Gg Sac Sc ac a jt Sar st a ne nad mS ul 


24 পে ০০2৭, RM 

ৃ ০ 52 1৮৬৩ ০৪০ ০58৩ 6 2 কি 
5 
৮ হি 
Ee র) মত আল্লাহ আমাদের হেদায়াত যখন এরপরেও চল 
‘ দিয়েছেন fe 
5155 153 ১ 
রঃ 39. ১৩৩ E৯০ 2616 (১) CER 
টি দিকে তাকেতারা ডাকছে সংগী-সাথী তার আছে দিশেহারা হয়ে পৃথিবীর মধ্যে চু 
a 62 


আর যদি সম্ভাব্য সকল জিনিস “ফিদিয়া' দিয়ে নিষ্কৃতি পেতে চায় তবে তাও তার নিকট হতে কবুল করা হবে না। 
কেননা এই সব লোক তো নিজেদের কাজের ফলেই ধরা পড়ে যাবে । সত্যকে অস্বীকার করার পরিণামে 
তাদেরকে ফুটস্ত গরম পানি পান করার জন্যে ও পীড়নকারী আযাব ভোগ করার জন্যেও দেয়া হবে । 

রুকু-৯ 

] ৭১. হে নবী, তাদের নিকট জিজ্ঞাসা করঃ আমরা আল্লাহকে বাদ দিয়ে সেই সবকে কি ডাকব যারা আমাদের না 
উপকার করতে পারে, না পারে কোন ক্ষতি করতে? বিশেষতঃ আল্লাহ যখন আমাদেরকে সঠিক পথ 
দেখিয়েছেন, এখন কি আমরা উল্টা পায়ে ফিরে যাব? আমরা কি নিজেদের অবস্থা এমন ব্যক্তির মত বানিয়ে নিব 
যাকে শয়তান মরুভুমির বুকে বিভ্রান্ত করে দিয়েছে এবং সে দিশাহারা লক্ষ্যহারা হয়ে ঘুরে মরেছে? অথচ তার 
সংগী-সাথীরা তাকে ডাকছে, এই দিকে আস, সহজ-সঠিক পথ এই দিকেই রয়েছে। বলঃ প্রকৃত পক্ষে আল্লাহর 
| হোদায়াতই হচ্ছে সত্যতার হেদায়াত _ 


SD SNOB. 


টগবগে 


চিন্তা ছি 


৮১ টি ্ ৫১৬০ টী 
তিনিই এবং ০০০০৪ রর 
১৯০ oy | + ভু ৩ টে oH 


বথাযথভাবে সৃষ্টি করেছেন যিনি তিনিই এবং তং 


| এবং ভার নিকট হতে আমাকে নির্দেশ দেয়া হয়েছেঃ সারা জাহানের রবের সামনে আনুগত্যের মন্তক অবনত করে দাও। 
মু ৭২. নামায কায়েম কর, তার নাফরমানী হতে দূরে সরে থাক। তোমরা সকলে পরিবেষ্টিত হয়ে তারই নিকট 
তি একত্রি হবে। 

শি ৭৩. তিনিই আসমান-যমীনকে সত্যতার সাথে সৃষ্টি করেছেন ১৭ । 


নি ১৭ কুরআনের মধ্যে একথা স্থানে স্থানে বলা হয়েছে যে , আল্লাহতা'আলা যমীন ও আসমানসমূহ সত্যতিত্তিক : 


সৃষ্টি করেছেন বা সত্যসহ সৃষ্টি করেছেন। এর একটি তাৎপর্য হচ্ছেঃ যমীন ও আসমানসমূহের সৃষ্টি মাত্র 
খেলা হিসেবে করা হয়নি। এ কোন বালকের খেলার জিনিস নয় যে মাত্র চিত্ত-বিনোদনের জন্য সে টু 
জিনিসটি নিয়ে খেলতে থাকে; তারপর আবার ভেঙ্গে-চুরে সেটাকে ছুড়ে ফেলে দেয়। প্রকৃতপক্ষে এ সৃষ্টি পি 
এক গুরুত ও গান্তী্যপূর্ণ ব্যাপার; হিকমতের ভিত্তিতে মহান উদ্দেশ্যমূলক এক জ্ঞান-পদ্ধতির ভিত্তিতে 
এই বিশ্বজগত সৃষ্টি হয়েছে। এ বিরাট মহান লক্ষ্য এই সৃষ্টিতে অর্তনিহিতরূপে বর্তমান । সৃষ্টির এক পুন 
পর্যায় অতীত হবার পর এটা অপরিহার্য যে, স্রষ্টা অতিক্রান্ত-যুগের মধ্যে যেসব কাজ করা হয়েছে তার | 
হিসাব গ্রহণ করবেন, এবং তার ফলের উপর দ্বিতীয় পর্যায়ের ভিত্তি স্থাপন করবেন। দ্বিতীয় তাৎপর্য রী 
হচ্ছেঃ আন্পাহতা'আলা এই সমগ্র বিশ্বলোক সত্যের সুদৃঢ় বুনিয়াদের উপর স্থাপিত করেছেন। ন্যায় চু 
বিচার, জ্ঞান-বিজ্ঞান ও সত্যতার বিধানের উপর এর প্রতিটি বস্তুর ভিত্তি স্থাপিত। বাতিল ও মিথ্যার জন্য প্‌ 
যথার্থ পক্ষে এই বিশ্ব -ব্যবস্থার মধ্যে মূল বিস্তার করার ও ফলপ্রসু হবার কোন অবকাশই নেই। তবে এ পর 
অবশ্য অন্য কথা যে- আল্লাহ এখানে বাতিল পদ্থীদেরকে এ সুযোগ দান করেন তারা যদি তাদের মিথ্যা, টু 
যুলুম, ও অসত্যতাকে বিকাশ দান করতে চায় তবে তারা চেষ্টা করে দেখুক; কিন্তু শেষ পর্যন্ত যমীন চু 
মিথ্যার প্রত্যেকটি জিনিসকে উদগারিত করে দূরে নিক্ষেপ করবে এবং সর্বশেষ হিসাব-নিকাশে প্রত্যেক পুন 
বাতিল-পশ্থীই দেখতে পাবে যে, মিথ্যা ও অন্যায়ের বিষবৃক্ষের চাষে ও তার উন্নয়ন পরিচর্যায় সে যে চি 
সকল চেষ্টা-সাধনা করেছিল তা সবই ব্যর্থ ও ধ্বংস হয়েছে। তৃতীয় তাৎপর্য হচ্ছেঃ আল্লাহতা'আলা এই চু 
সমগ্র বিশ্বলোক সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন এবং নিজ সত্তার সত্যতার ভিত্তিতে তিনি এই বিশ্বব্যবস্থা ২ 
পরিচালনা করছেন। তার আদেশ এখানে এজন্যে চলে যে তার সৃষ্টি করা বিশ্বে একমাত্র তিনিই হুকুম | 
eT RC af 


ডু দত ্ 
sn. BX nn nnannsaasnsnnnsn ann sass 


2G 22 0৫ ৩ Os শু 


তার কথাই হয়ে যাবে তখনই নামত 


un ছা 


টাটা 


2৪১) OU 3 6% শি : 
ইবরাহীম বলেছিল [কয বং সবিশেষ অবহিত প্রজ্ঞাময়. তিনিই এবং | 
এ রী ৩৫০ ৩9৬ 


আপনার জাতির ও আপনাকে দেখছি নিশ্চয় ইলাহরূপে মূর্তিগুলোকে আপনি 


৫ 
৫০৮ হি এ) ৬৪ 


সুপ 
ইবরাহীমকে দেখাই আমরা এভাবে রি 


5 পর্ণ ২টি 
| bed ক 2 
সে হয় যেন এবং যমীনের ও আসমানসমূহের 


নি 
রঃ 
LJ 
hl 
র্‌ 
Bl 
. শর 
জী. 
ই 
mn. 
aD 
a. 
a 
ৰ 
শর 
রি. 
রঃ 
2 
রর. 
০৪ 
ডঃ 
এ 
৬. 
০ 
১. 
্ 
ভা. 
সে Ul 
ঘা 
১৪ 
এজ. 
mL] 
Ll 
i 
a 
LR 
ll fl 
|, ২, 
a 
La 
BL 
. ০ 
ছা. 
পি 
LE 
ss A 
- 
ই 
না, 
৯ 
ঘা 
১৪ 
০ 
৪ 
A. 
হি 
, ই 
৯১ 
a, 
18 
এজ. ৫ 
সর 
সা. 
শী 
১, 
হি 
Ll 
Al 


এবং যে দিন তিনি বলবেন 'হাশর' হও সেই দিনই ‘হাশর' হবে। তাঁর কথা সর্বাত্বক ভাবে সত্য- এবং যেদিন 
শিংগায় ফুঁক দেয়া হবে, সেই দিন সর্বাত্মক বাদশাহী নিরংকুশ ভাবে তারই হবে। গোপন ও প্রকাশ্য১৮ সবকিছুই | 
তার জানা; তিনি অত্যন্ত সুবিজ্ঞ ও ওয়াকিফহাল। ন 
৭৪. ইবরাহীমের ঘটনা স্বরণ কর, যখন সে তার পিতা আজরকে বলেছিলঃ“তুমি কি বুত ও মূর্তিকে ইলাহরূপে 
গ্রহণ কর? আমিতো তোমাকে ও তোমার দলের লোকজনকে সুষ্পষ্ট গোমরাহীতে লিপ্ত দেখতে পাচ্ছি!” BA 
৭৫. ইবরাহীমকে আমরা এমনি ভাবেই যমীন ও আসমানের সাম্রাজ্য-ব্যবস্থা দেখাতেছিলাম এবং দেখাতেছিলাম 
এ জন্যেই যে, সে যেন নিঃসন্দেহে বিশ্বসীদের মধ্যে একজন হতে পারে। 


aA nn PAAR LR 


‘গায়েব’ অর্থ- সে সব কিছুই যা সৃষ্টিলোকের অন্তরালে লুক্কায়িত আছে। 'শাহাদত' অর্থ সেই সব কিছু যা 
835988754885858352888889 জ্ঞাত। 


[তত ৪৩ তিল তত উস RRR 


সূরা আল-আন্‌ আম-৫ ২১৪ পারা-৭ 
এস সত PE) ত ea aaa a a a a as ee ees a eo E ES anes Dens anne en. ০ 
টুর 
5 ৫ পার্ট পর পাতি Pn 
পি A ০ 22 ৩ 


ই 
০, 
তার উপর আচ্জ্ম হল যখন অতঃপর চু 
্তী 
হর 


S07 Ie OSE 
যখল অতঃপর ভাল সে বলল 
১৬ 05 (০৫ 5) রর এ 


এই সে বলল উদীয়মান সে দেখল মলা 


টা 


9৮৫ 3 0১৪. চার 0৮ 0$ 


হব আমি অবশ্য আনা ১৮১০ না দে সে বলল 


mR ne nA: mM 


TTT 


Esme ্‌ 
LOND RRL ORL জা জং আজ 


cL LACML PRR RCD 


৫ 
৬ 


501৫ ১৯ 15 168 SCL 
"উদীয়মান দেখল যখন অতঃপর 


<! রি পু সর্প 2৫ eA DA 
৩০১ ৫৫৮০৮ 1৬৬১ (3৬৮ 


অন্তরে গেল যখন অতঃপর সর্ববৃহৎ এই আমার রব 


চে শটে কি টিটি তত নি তে টি টিউন নিত 


এ 


৭৬. পরে যখন তার্র উপর রাত ছেয়ে গেল তখন সে একটি তারকা দেখতে পেল । বললঃ এই আমার রর , কিন্তু 
পরে তা যখন অস্তমিত হয়ে গেল তখন বললঃ অস্ত হয়ে যাওয়া জিনিসের প্রতি আমি কিছুমাত্র অনুরাগী নই । 
৭৭. পরে যখন জ্জ্বলমান চন্দ্র দেখা গেল তখন বললঃ এই আমার রব । কিন্তু তাও যখন অন্তগমন করল তখন 
বললঃ আমার রবই যদি আমাকে পথ না দেখান তবে আমিও গোমরাহ লোকদের মধ্যে শামিল হয়ে পড়ব। 

৭৮. এর পর যখন সূর্যকে উজ্জ্বল উদ্ভাসিত দেখতে পেল তখন বললঃ এই হচ্ছে আমার রব। এ সব অপেক্ষা বড়। 
কিন্তু পরে এও যখন অস্তমিত হয়ে গেল, তখন ইবরাহীম চিৎকার করে বলে উঠলঃ 


লি 
(3 


ছিপ পনি BOR লিটা 


শি 


FT 


COR A HN RRC OR, He mL ls, nl, IH, mm: LHL, Same Ds HC RC LH CR RL MKC CP 


52 


সুরা আল-আন্‌ আম-৫ ২১৫ পারা-৭ 


ESD EAD ET TE 0 A TATE ARR জজ 


কা রা: 
রঃ ৩: 31 9959%১ bo ৪0523 2% BE 
টং আমি মুখ আবি নিশা তোমরঃ শিরকরছ নিযে নিঃসম্পর্ক আমি নিশয় হে আমার be 
:: রে 424? 1S ৮14 2 কর্ড এ 5 
558 ও অলক সৃষ্টি করেছেন (তার)দিকে আমু ভি 
যিনি: কেন্তরীতৃত করেছি) | 

তে রত < Oe 

; 0৫ ৮42: গে 2৪) ০৯ ০০ ৩ 5 
্ ভিটা উনি রঃ কল i. অন্ততৃক্ত আমি না এবং নর 
{খা / ৩ এ ৭ নু এপ ৪০ রর 
রঃ জি না এবং সত অথচ আল্লাহ সম্বন্ধে আমার সাথে বিতর্ক করছ কি be 
নু ১৬৮ ৮ £ 4 ১৬৬৮ ML 2. BS 
৫ 295০৬ DOES ৩ ১) % 9855 দু 
্ আমার রব Le (অন্য)কিছু আমার রব ইচ্ছে করেন এ ছাড়া তার সারে FE EEE : 
রঃ ্ 
= দে ৫৫ 5 2 2%, 14 Ed 
Ey © OL ১৩৩] 5৩1৩ AE ৫ : 
মু তোমরা শিক্ষা গ্রহণকরবে তবুওকি কিছুকে সব চু 
রি না রি 
5] হে লোকজন, তোমরা যাদেরকে আল্লাহর শরীক বানাচ্ছ আমি সেসব হতে নিঃসম্পর্ক ১৯। 5 
ধু] ৭৯. “আমি তো একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রীভূত করছি যিনি যমীন ও আসমান ধর 
ন সমূহ সৃষ্টি করেছেন এবং আমি কস্মিনকালেও মুশরিকদের মধ্যে শামিল নই।” £ 
et ৮০. তার জাতি তার সাথে ঝগড়া করতে লাগল; সে জাতির লোকদের বললঃ তোমরা কি আল্লাহর ব্যাপারে :: 
রর আমার সাথে ঝগড়া করছ? অথচ তিনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আর আমি তোমাদের বানানো 
নে শরীকদেরকে তয় করিনা । তবে আমার রব যদি কিছু চান, তবে তা অবশ্যই হতে পারে । আমার আল্লাহর জ্ঞান চর 
নন সকল জিনিসের উপর পরিব্যপ্ হয়ে আছে। এখন তোমাদের কি আদৌ ছুশ হবে না২০? রা 


তি ১৯. হযরত ইব্রাহিম (আঃ) নবুয়্যতের মর্যাদা লাভ করার পূর্বে যে প্রাথমিক চিন্তা ও মননের সাহায্যে সত্যের 
5 উপলব্ধি লাভ করে ছিলেন এই আয়াতে সেই চিন্তা ও মননের প্রকৃতি বর্ণনা করা হয়েছে। এখানে বলা 
হয়েছে, প্রকাশ্য শেরক-আচ্ছন্ন পরিবেশে জন্মলাভ করেও একজন সুস্থ্য বিবেক ও স্বচ্ছ জ্ঞান-বুদ্ধি সম্পন্ন 
tp ব্যক্তি কেমন করে বিশ্ব প্রকৃতির নিদর্শনসমূহ পর্যবেক্ষণ করে এবং এ সম্পর্কে সঠিক পদ্ধতিতে চিন্তা - 
es গবেষণা করে সত্যের জ্ঞান লাভে কৃতকার্য হয়েছিলেন। a 
২৩. মূলে এখানে ‘তাযাক্ধুর' শব্দ ব্যবহত হয়েছে। এস সঠিক অর্থ হচ্ছেঃ কোন বিষৃয়ে ,গাফুলত্রি ও 
5 তে পড়ার পর হঠাৎ চমকিত হয়ে সই জিনিসকে রণ করা। এজন্য 434 ০ &ঠা a 
এর এই অনুবাদ করা হয়েছে। [রকমের হকের ররর রে ১::০১১১১৭ 


টির তিত রহ হা 


৪০ 


৮ 


সূরা আল-আন আম- ২১৬ ' পারা-৭ 


টি SAO 5; 


জিনাত তোমরা ভয় করছ ed তার আমি ভয় কির্পে 


রে 


প্গপন সিএ আসি তি চালিত NTN TH উদ এল ও ১ জান তে? । 


এ 26 9১৩৪ ৮১ 2 05৪ ৮৪ 


সৎ পথ প্রাপ্ত তারা এবং নিরাপত্তা তাদের জন্যে 
(রয়েছে) 


১৮2৮ ৬ Ee) এ 


ae 


LO 
হি 
[ি 
Fe 
এ 
হও 
Fe 
~ 
LE 
A) 
চা 
এজ 
5 
££ 
2 
এ 
CR 
এ. 
ড... 
EL 
LEE 
হজ 
ছু... 
১ 
জা. 
১ 
জা. 
a, 
চে 
জর 
a.) 
সই 
= -. 
উজ 
টি 
“. 
mm 
৬... 
ই, 
a. 
Elf 
Ee 
BL) 
8, 
জজ 

রন 


৮১. তোমাদের বানানো শরীকদের আমি কি করে ভয় করতে পারি যখন তোমরা আল্লাহর সাথে এমন সব 
জিনিসকে শরীক বানাতে ভয় করনা, যাদের সম্পর্কে তিনি তোমাদের নিকট কোন সনদ নাযিল করেন নি? 
আমাদের দু'দলের মধ্যে কে অধিকতর শান্তি ও নিরাপত্তা লাভের অধিকারী? বল, যদি তোমাদের কোন কিছু 
জানা থাকে। 
৮২. প্রকৃতপক্ষে নিরাপত্তা তাদেরই জন্য -ঠিক পথে তারাই পরিচালিত যারা ঈমান এনেছে এবং যারা নিজেদের 
বি ঈমানকে যুলমের সাথে মিশ্রিত করেনি। 
রা ক্কু-১০ 
৮৩. 1859 
£] আমরা যাকে চাই উচ্চতর মর্যা্দা দান করি। 


ক) জজ 


Ll 
“ 
= 
Fe 
Ee 
Le 
ঙ্‌ 


না 


এলে তিলে তল তি হলে সরল এল হল হলেন আত 


সূরা আল-আন্‌ আম-৫ ২১৭ পারা-৭ 


PTE” 
EDEL 


CENT 
RR 


রঃ করেছি 

হব / % 5211৫. ATA 

্ 3915 2: ০ ৩৪ f &ে ৩5 ৫৫ ৬৯ ০৫6 ৬ 
১০ তার বংশধর মধ্যে এবং এরপুর্বে আমরা সৎ পথ নৃহকেও এবং আমরা সৎ পথ প্রত্যেককে 
হু দের দেবি দেখিয়েছি 


+N 


রি ৩০ ৮ 272 ৮ 
১ 20: ৮৩১১১ (mse 5 Lan এ রী 
J] এভাবে এবং  হারুনকে এবং মুসা ও ইউসুফ ও ও 
10 
| পাট 


না পি 
৫] 2 ৬৪ 225 ১ 5৩ ০৮১৯০ 65% 
ঈসা ও  ইয়াহইয়৷ ও যাকারিয়া এবং নেক লোকদের হর দেই 


রণ 


aaa ana aaa জাহান 


“ae es 


Eo 


3 03m) ৩ Gish ০৪ & 


ইসমাঈল এবং 


| বস্তুতঃ তোমাদের রব নিরতিশয় জ্ঞানী ও বিজ্ঞ। 
রর ৮৪. তার পর আমরা ইবরাহীমকে ইসহাক ও ইয়াকুব এর মত সন্তান দিয়েছি এবং প্রত্যেককেই সঠিক পথ 
লি দেখিয়েছি; (সেই সঠিক পথ, যা) এর পূর্বে নৃহকে দেখিয়েছিলাম। এবং তাঁরই বংশ হতে আমরা দায়ূদ, 
{ সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারূনকে (হেদায়াত দান করেছি)। এ ভাবেই আমরা নেককার লোকদেরকে 
| তাদের নেক কাজের বদলা দেই। 
৮৫. (তাদেরই বংশধর হতে) যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকে (সত্য পথের পথিক বানিয়েছি) তাদের 
মধ্যে প্রত্যেকেই নেককার ছিল। 
৮৬. তারই পরিবার হতে ইসমাঈল, আলইয়াসা, ইউনুস ও লূতকে (পথ দেখিয়েছি)। 


শব্দার্থ কুরঃ ২/২৮ 


জং জা 


Pah 
বিশ্ব জাহানের উপর আমরা শ্রেষ্ঠত্ব প্রত্যেককে এবং 

(লোকদের) দিয়েছি 
৩৪1 37/2 রপ্ত 2772 এ এ 
০৬০০ 9 ৪1৮৮, 8 ৮০০০ 


তাদের ভ্রাতাদেরও এবং তাদের বংশধরদের 


$4 ০৫ ৮০০ HA 


যা তাদের থেকে নষ্ট হত তার শিরক করত যদি এবং 
অবশ্যই 


ভি) ভ+ ভ) জা জা) জা) 2) চা) 20) জি) জা) জিত জা) জং TH 


i 


Lf 


জা জজ, জ। হা, হা) জা) জা, 


মি তাদের প্রত্যেককে আমি সমগ্র দুনিয়া জাহানের লোকদের উপর শ্রষ্টতৃ-বৈশিষ্ট দান করেছি। 

দি ৮৭. উপরস্তভু তাদের পিতা-মাতা, তাদের সন্তান এবং তাদের ভাই-বন্ধুদের মধ্য হতে বহ লোককে আমরা 
শী সম্মানিত করেছি, তাদেরকে নিজের খেদমতে মনোনীত করে নিয়েছি এবং সঠিক-সোজা পথের দিকে তাদেরকে 
jl পরিচালিত করেছি । 

£ ৮৮. এটা আল্লাহর হেদায়াত, তার বান্দাদের মধ্যে তিনি যাকে চান এই পথে পরিচালিত করেন। কিন্তু তারা যদি 
£{ শেরক করে থাকত, তবে তাদের সব কৃতকমই বিনষ্ট হয়ে-যেত। 

শি ৮৯. এরা ছিল সেই লোক, যাদেরকে আমরা কিতাব, হুকুম ও নবুয়্যত দান করেছি২১। 


HET ESE ELEC ন্িগার দান 


জা) 


২১. পয়গসম্বরদেরকে তিনটি বস্তু দান করার বিষয় এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম- “কিভাব' অর্থাৎ 
আল্লাহতাআ'লার হেদায়াত-নামা (আদেশ-উপদেশ সম্বলিত গ্রন্থ), দ্বিতীয়- “হুকুম' অর্থাৎ এই হেদায়াত- 
নামার সঠিক বুঝ ও উপলব্ধি এবং তার আদর্শ ও নীতি-নিয়মগ্ডলোর জীবনের ব্যাপারসমূহের উপর সঠিক 
ভাবে প্রয়োগ করার যোগ্যতা: এবং জীবনের সমস্যা সমূহের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তকারী অভিমত গ্রহণ 
করার আল্লাহ-প্রদত্ত ক্ষমতা; তৃতীয়- 'নবুয়্যত' অর্থাৎ এই হেদায়াত-নামা অনুযায়ী সৃষ্টিলোকের পথ- 
প্রদর্শন করার আল্লাহ-প্রদত্ত পদ ও সনদ । 


Pa 
ই মানতে 
কি নিশ্চয় রা রঃ 


দি ৩৩ 20 5৫৫ Gi এস ৩ ৫৮৫ ও 
অহ সং পথে তাদেরকে ই সবনেবীরসূল) অস্কার 


ও 


রী সুতরাং 
পু ভাদের সঠিক ডে 


(৮১ %) %& ৫] ৮ এডি অতো 


পলি. এখন তারা বদি তা মেনে নিতে অস্বীকার করে, তবে (করতে পারে, কোন পরোয়া নেই) আমরা অন্য কিছু টব 
টন লোককে এই নিয়ামত সোর্পদ করেছি, যারা এর অস্বীকারকারী নয়। 
৷ ৯০. হে মুহান্থাদঃ আল্লাহর তরফ হতে তারাই হেদায়াত প্রাপ্ত ছিল, তাদেরই পথে তোমরা চলো এবং বলে দাও 

টু] যে, আমি( তবলীগ ও হেদায়াতের ) কাজে তোমাদের প্রতি কোন মঞ্জুরীর প্রার্থী নই। এতো সারা দুনিয়ার 

শধ মানুষের জন্য এক সাধারণ নসীহত বিশেষ । 

ন্ট রুকু- ১১ | | 

টি ৯১. সেই লোকোরা আল্লাহ সম্পর্কে ভুল অনুমান করে নিয়েছে যখন তারা বলেছে যে, আল্লাহ কোন মানুষের 
পথ উপর কিছুই নাযিল করেন নি। তাদের নিকট জিজ্ঞাসা কর, তাহলে সে কিতাব -যা মুসা নিয়ে এসেছিল, যা সমগ্র রি 
টি “মানুষের জন্য আলোকবর্তিকা ও পথনির্দেশ ছিল, যাকে তোমরা টুকরা টুকরা করে রাখছ- 


সূরা আল-আন্‌ আম-৫ ২২০ পারা 


রি চলত =i হত জজ esi ies" এজ. 
/ 2৩ হু 2. 42224, 
ট 6 525 


] না যা তোমাদের শিক্ষা এবং গোপন কর ও পাতা 


চো 2 রব চর চিত পপ পা A re 
V2 3 23520] রি 551 
তদের অহন মধ্যে তাদের ছেড়ে এরপর আল্লাহই বল ০০০৯৬ না আর খন] 
দাও (নাযিল করেছেন) তোমরা জানতে 


উঠ ও ee উড 2172 রি ay ভিডি 2) SE 


‘aa nee naa সা না 


জা) জং ছা! 


5 কল্যাণময় ইডি কিতাব এই এবং তারা খেলতে চু 

(হিসেবে) করেছি থাকুক [পর 

রি ৃ 23৫ রজার পা. 

12252 OTN A JEG = £2 422 ন 
০৮১১ ১১৬৫ ৮ f ৩৮ al I 2 ৫৬) ৬৪ Ba 
যারা এবং তার চার পাশে যারা ও ER EET সতর্থকর এবং তার পূর্বে (ছিল) প্রি 
রে UL a । টিটি নট 

2 চক Ad রত || ৮ ০৯ পর্ণ ৬ ৭ রি প্রি হত 
০৮০০ ৩৪ ৮৯ 5 2 92 8৯১৩ ৩১৪ টু 
তাদের নামাজকে এবং Ls তারা ঈমান আনে আখেরাতেরউপর ঈমান আনে টি 
পর হি 


পে ১1৯15 
হেফাজত করে 


টু] যা না তোমাদের জানা ছিল, না তোমাদের বাপ-দাদাদের- সেই কিতাব কে নাযিল করেছিল২২? শুধু এতটুকু 
শু বলে দাও যে, আল্লাহ। তার পর তাদেরকে তাদের যুক্তিবাদের খেলায় মাতবার জন্য ছেড়ে দাও। 

টি ৯২. (সেই কিতাবের ন্যায়) এও একখানি কিতাব, যা আমরা নাধিল করেছি, বড়ই কল্যাণ ও বরকতে পূর্ণ; এর 
: পূর্ববর্তী জিনিসের সত্যতা প্রমাণকারী এবং তা এই উদ্দেশ্যে নাযিল করা হয়েছে যে, এর সাহায্যে তোমরা 
|] জনপদসমূহের এই কেন্দ্র (কাবা) ও তার চারপাশের অধিবাসীদেরকে সতর্ক ও সাবধান করবে । যারা পরকাল 
ৰ | বিশ্বাস করে তারা এই কিতাবের উপর ঈমান রাখে, আর তারা নিজেদের নামায সমূহের পূর্ণ হেফাযত করে। 


"aan saad aan nae aah ween need 


HM 


শর ২২. ইয়াহুদীদের প্রতি এ জবাব দেয়া হচ্ছেঃ সেজন্য মুসা (আঃ)-এর উপর তৌরাত নাযিল করার বিষয়টি 
এখানে প্রমাণ স্বরূপ পেশ করা হয়েছে। কেননা তারা নিজেরাই এ বিষয়টি স্বীকার করে। তারা যখন 
স্বীকার করে যে, মুসা (আঃ)-এর উপর তৌরাত নাযিল হয়েছিল তখন স্পষ্টতঃ তাদের এই স্বীকৃতি দ্বারা 
তাদের একথা আপনা আপনিই রদ হয়ে যায় যে, আল্লাহতাআলা কোন মানব-সন্তানের উপর কিছু নাযিল: 
করেন না। উপরস্তু এর দ্বারা অন্ততঃ একথা প্রমাণিত হয়ে যায় যে, মানব-সন্তানের উপর আল্লাহর 
লা ও হয়েছে। 


সাল 


সি 


PP ala 


সূরা আল-আন্‌ জাম-৫ ২২১ a 


(হবে) 

৩ পার্ক 6 ০ ৫৫ রগ রর পর ০৫ 
০০ ?০ এ) FY A GL 2৮ 06 3 
যে এবং কিছুই তার প্রতি 7 টি বলে বা 
হয়েছে 5 

এ লা রে 1 পা” ৫৩ 
ও 850১) ও ৮2 2520) 0% উ ০4 
৭ ক হয) আল্লাহ নাযিল করেছেন যা অনুরূপ 


72১৩ ই নে 2 ৯৮ 


তোমর। বেরকরো HELE প্রসারিত করে রিলিভার এবং 
(এবং বলবে) 


নিও রি গু 65 ৫১2 চু 


“অবমাননাকর আযাব তোমাদের পুরষ্কার 
দেওয়৷ হবে 


EAE EMAAR AAAS 
ed 5৫ GLE 4 


১5 তাঁর নিদর্শনাদি 3 তোমরাছিলে এবং অন্যায়ভাবে হি 


শু] ৯৩. সেই ব্যক্তির তুলনায় বড় যালেম আর কে হবে যে আল্লাহর সম্পর্কে মিথ্যা দোষারোপ করে, কিংবা বলে যে, 
লী আমার উপর কোন অহী নাযিল হয়েছে- অথচ প্রকৃতপক্ষে তার উপর কোন অহীই নাযিল করা হয়নি; অথবা যে 
পট আল্লাহর নাযিল করা জিনিসের মোকাবিলায় বলে, আমিও এরূপ জিনিস নাযিল করে দেখাব; হায়, তুমি যদি 
£ধ যালেমদেরকে সেই অবস্থায় দেখতে পেতে, যখন তারা মৃত্যুর যাতনায় হাবুডুবু খেতে থাকে! এবং ফেরেশতারা 
ট্রি হাত বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে $ দাও, বের কর তোমাদের জান-প্রাণ; আজ তোমাদেরকে সেই সব 
] অপরাধের শাস্তি হিসেব লাঙ্ছনার আযাব দেয়া হবে, আল্লাহর উপর মিথ্যা দোয়ারোপ করে যা তোমরা অকারণ 
রম প্রলাপ বকছিলে, এবং তার আয়াতের মোকাবেলায় অহংকার-বিদ্রোহ দেখাতেছিলে। 


জে) আও আজ) ও ms, রি )। পা) 2) TE TET I জা) জা) ডে) জে) জে) ভি) জে) ETO TTS TNT TE TE রা) জা, ডি, জং জা) জি) জি জে, 2) জ। TTT নল 
ভি) ভে) ভা? ভে ud, ভা) জে, জা উর, জং জে জা) 2 ছা, জা, ভা ডং ভা, জার OMe: ॥ জং ভা জা ভা) জা, জা ভা হা। জা। জা ভা) জা জা) 


ভা। জা) জং ভা? ভা) জা 


TET 
Eu 


ছা. a 
শি 


সূরা আল-আন্‌ আম-৫ ২২২ পারা-৭ 


আচ. আজ ০ আস প্র আজ আআ জজ. শত লও পভ হত aE se snes ও জজ as এও as শি রস un.uan EEL ভাজা 


রি Ze ভা AA NA বের 
2 55০05 ৮৮৬ ৬ (51 পুত তঞ্ 
তে | রর প্রথম তোমাদের যেমন একাকি কি নিশ্চয় এবং চু 
টল li ০৬৮ ৪ (তিনি বলবেন) পু 
শর [তি ৫ AES or Fa 
ঃ $ ৬ এ 1 52052 2 ৫৬৮ CE 
হ হি ৯ ৪ এবং তোমাদের পিঠের পিছলে 30১১ যা 
চাটি ৫৫ ] 25070 BLL ঠা ৫ -- 
৫ 52005) 2 2 নু ক ঞ রা 
৫৫ 2422) ৩2) চাটি 2 ৰ! 4৯১ ৩:১৯ 
ও তোমাদের মাঝে কেটে গেছে নিশ্চয়ই শরীকরা (হবে রর ০৮১১৬ যাদেরকে 
89 48 pe 
পর 2485 2৫ 25 2 TA 
el 9$ 2) ৩) তা Ef ও ০ Ue ই; 
শল্য-বীজ পি আল্লাহ নিশ্চয়ই তোমরা ধারণা করতেছিলে যা বিলীন হয়েছে র্‌ 


2. ze এ ৯১৮ ES) FA CS 
থেকে  প্রাণহীনকে নির্তকারী ও রে জীবন্তকে বের করেনতিনি আটি ও চু 


) ৰে u ০9 wes 

২৮৮০১) Yl 2656%8% EE | ১ ১১৯৪০ 
প্রভাতের তিনিই বিদীর্ণকারী তোমাদের ফিরিয়ে অতএব আল্লাহ এই (হচ্ছেন) জীরত্ত 
(জন্যে; (অন্ধকারের আবরণ) নেওয়া হচ্ছে কোথায় 


£] ৯৪. (এবং আল্লাহ বলবেন) নাও, এখন তোমরা ঠিক তেমনিভাবে একাকীই আমাদের সামনে হাজির হয়েছ, | 
ই! যেমন আমরা তোমাদেরকে প্রথমবার একাকী সৃষ্টি করেছিলাম । তোমাদেরকে আমরা দুনিয়ায় যাকিছু দিয়েছিলাম, [ 
£4 তা সবই তোমরা পিছনে রেখে এসেছে। এখন আমরা তোমাদের সাথে তোমাদের সেই শাফায়াতকারীদেরকেও | 
ঘট তো দেখি না, যাদের সম্পর্কে তোমরা মনে করছিলে যে, তোমাদের কার্ষোদ্ধারের ব্যাপারে তাদেরও অংশ | 


রে রয়েছে। তোমাদের পারস্পরিক সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমরা যা ধারণা করতে তা সবই আজ 
4 তোমাদের নিকট হতে বিলীন হয়ে গেছে। ' a 
{ রুকু-১২ | হে 


৯৫. দানা ও বীজ দীর্ণকারী হচ্ছেন আল্লাহ ২৩ । তিনিই জীবনকে মৃত হতে বের করেন এবং মৃতকে বের করেন 
॥ জীবস্ত হতে২৪ । এসব কাজেরই আসল কর্তা হচ্ছেন স্বয়ং আল্লাহ, তা হলে তোমরা কোথায় ভ্রান্ত হয়ে যাচ্ছ। 
] ৯৬. রাত্রির আবরণ দীর্ণ করে রঙিন প্রভাতের তিনিই উদ্মেষ করেন, 


£9 ২৩. অৰ্থাৎ ভূমির অভ্যন্তরে বীজকে বিদীর্ণ করে তার থেকে উদ্ভিদের অংকুর ও চারার বিকাশকারী । 
|] ২৪. ‘জীবিত’ থেকে ‘মৃত’ বহির্গত করার অর্থ- প্রাণহীন উপাদান থেকে জীবন্ত জীব সৃষ্টি করা ৷ আর ‘মৃত' 
eT TEE 


Pe An sea aw aa laren aa 


j” 
rl 
= 
|) 
= 
| 
শে 
রে 
= 
শে 
= 
= 
. 
bd 
oC 
» 
= 
রি 
5. 
রঃ 
.. 
a 
2 
IC) 
= 
১ 
শি 
. 
শি 
a 
৪ 
রি 
জজ 
a 
. 
I) 
[ 
[ 
[) 
@ 
Ll 
ua 
Ll 
এ 
শর 
[1 
a 
B 
জা 
গা 
Cl 
= 
a 


সূরা জাল আছি আম-৫ ২১০ পারা-৭ 


NA পু? রর 
জি চীদের সূৰ্য্য ০ রাতকে বর 
৫৮5 HG A so 
টি) ৫৫0 ৩ & 29054 FA এ 
নক্ষত্তগুলো হি যিনি তিনিই এবং দিতে 
১৮০4 


২৯) পুদিনা 


আমরা বিশদ নিশ্চয় সাগরে ও স্থলে অন্ধকারসমূহের মধ্যে তা দ্বারা তোমরা পথ পাও 
বর্ণনাকরেছি যেন 


১ রর রে পাঠ ্ত ৯০2৫ DI 
es ১) 5৩ ১১ 48৩১৮০৪5255) 


থেকে টা যিনি তিনিই এবং গা লোকদের জন্যে 


NNN TET TY 
Sune ভা আা। রাও Ee. 


ANE nnn aan হও আজ জা 


CED ND SREY ERT 
Bana. 


=’, পা 
7 


a 1B 
Pua a 


প্র। জা, আ। Mee, জা, ভা। 
৮2-51-4147 ৮. k 


? 2) জা) জা. en 
তত পি? জা ভা জা 


NTI 
Bn, 


আং ভা, জা ভা, 2. আহ) জ। জা, angen জা, ea. 
আত. হজ. জর আজ =’. = = a =a =» 
mn. ) 


CRC পা জ। 
শনি শিট 
্মুযাস্যশ্রাস্লস্রস্লরশছাস্ন্‌ Eanes. 
ERR CCT SE SEC 


NE TET a 
যা 


তিনিই রাত্রিকে শাস্তির সময় বানিয়ে দিয়েছেন, তিনিই চন্দ্র ও সূর্যের উদয়-অস্তের হিসেব নির্দিষ্ট করেছেন; 
. বস্তুতঃ এ সবই সেই মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী নির্ধারিত পরিমাণ । 

“৯৭. এবং তিনিই তোমাদের জন্য তারকাসমূহকে মন্ধ-সমৃদ্বের গভীর অন্ধকারে পথ জানার উপায় বানিয়ে 
দিয়েছেন । লক্ষ্যকর, আমরা চিহ্ন সমুহ স্পষ্ট করে বলে দিয়েছি২৫- তাদের জন্য যারা দ্রানী। 

৯৮. এবং তিনিই এক প্রাণী হতে তোমাদেরকে সৃষ্টি করেছেন, তার পর প্রত্যেকেরই জন্য একটি অবস্থানের স্থল 
রয়েছে, আর একটি আছে তাকে গচ্ছিত রাখার জায়গা । এই নিদর্শনসমূহ আমরা সুস্পষ্ট করে বর্ণনা করলাম 
তাদের জন্য যারা জ্ান-বুদ্ধি-সম্পন্ন লোক। ্‌ 


গাল eranay 


২৫, অর্থাৎ এই সত্যের নিদর্শনসমূহ যে, আল্লাহ মাত্র একজন; অন্য কোন দ্বিতীয় জন আল্লাহর গুনাবলী ধারণ 
করে না ও আল্লাহ্‌র ক্ষমতা ও অধিকারেও কেউ অংশীদার নেই, এবং আল্লাহর স্বত্ব ও হকসমূহে অন্য 
কেউ হকদার নেই। 


মিস হি 


wns 


Ee SEP a Cao TET! 
উহ জজ জজ] 


bans oon ats tod os OT Bc An 5 


সূরা আল-আন্‌ আম-৫ 2২৪ এ 


পিস গ নহি wns, naw a nan anne noe. n ene 
nm. mmm পর. = a ৮ ME A RE IE HE) 


| করেছি, খেঞ্জুরের মোচা হতে ফলের থোকা বানিয়েছি যা তারের চাপে নৃয়ে পড়ছে। আর আংগুর, জয়তুন ও 
] আনারের বাগান সাজিয়ে দিয়েছি, সেখানে ফল-সমূহ পরস্পরের সদৃশ, অথচ প্রত্যেকটির বৈশিষ্ট্য আবার ভিন্ন 


/ ০৮2৫৫ সু TEA (0784 5৭ 
৩৪৩ ₹%ও BE) or ০৮1 ৬১ 
আমরা অতঃপর পানি আকাশ থেকে বর্ষণ করেন যিনি 
টা শি ঞ . ভি 

2. Er 1৮৪০ 2” 


বের “করি 
আমরা বের করেছি রি 
Ww 


রি 2 এ ঠ€ রর ৫1110 
(0০ ৩০৬ 22 ০১৯০] ৩ Lo) 
এবং 


থেকে ব্‌ 


শস্য-শ্যামল ক্ষেত-খামার ও গাছ-পালার সৃষ্টি করেছেন। তার পর তা হতে বিভিন্ন কোষ-সম্পন্ন দানা বের 


টি 
= 
-দ 
চা 
প্র. 
০ 
চা 
ছা 
নর 
CR 
৪০ 
টি 
রে 
চি 
a 
এর 
u- 
জা. 
সঙ 
০. 
১ 
= 
ক 
= 
নি 
চি 
EE) 
হন. 
সা 
ছা. 
ভন. 
a 
জা. 
i) 
IE 
EL) 
=. 
মি 
5171 
a 
.- 
u. 
টি 
জর. 
এ 
৪... 
এআ 
al 
জা 
a 
এ 


ভিন্ন। এই গাছগুলি যখন ফল ধারণ করে, তখন তাদের ফল বের হওয়া ও তার পেকে যাওয়ার অবস্থাটা একটু 
সুক্ষ দৃষ্টিতে চেয়ে দেখবে। 


Bm, © 
‘a7 al 7 


, 5 টির ~ রা 1 পে 1 ‘5 
এর. মধ্যে নিশ্চয়ই চু 


Ben Ea, হা, জা জু) জ। জা) an, জ। জা 
পয ০ PC BO শু 


এই সব জিনিসেই সুস্পষ্ট নিদর্শনসমূহ নিহিত রয়েছে তাদের জন্য যারা ঈমান এনে থাকে । 

রুকু-১৩ 

১০০. এ সত্তেও লোকেরা জ্নিদের আল্লাহ্‌র সাথে শরীক বানিয়ে নেয়২৬ অথচ তিনিই (আল্লাহ) তাদের 
সৃষ্টিকর্তা । আর না জেনে না বুঝে তারা তার (আল্লাহর) জন্য পুত্র কন্যা রচনা করে; অথচ তিনি তাদের এসব 
কথা হতে পবিত্র ও মহান। 

১০১. তিনি আসমান ও যমীনের উত্তাবক; তার সন্তান হতে পারে কিরূপে যখন তাঁর জীবন-সংগিনীই কেউ 
নেই? তিনিই প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জিনিস সম্পর্কে তিনি জ্ঞানী। 

১০২. এই হচ্ছেন আল্লাহ তোমাদের রব, 


২৬. অর্থাৎ নিজেদের অলীক কল্পনা ও অনুমানে এটা ধরে নেয়া হয়েছে যে, এই বিশ্বালোকের ব্যবস্থাপনায় ও 
মানুষের ভাগ্য-রচনায় ও ভাগ্য-বিড়মবনায় আল্লাহর সংগে সংগে অপরাপর প্রচ্ছন্ন সত্তাসমূহ শরীক আছে- 
কেউ বৃষ্টির দেবতা, কেই বৃদ্ধি ও বিকাশের দেবতা, কেউ ধণ এশ্বর্ষের অধিষ্ঠাত্রী, কেউ রোগ-ব্যাধির 
দেবী। আত্মা.শয়তান, রাক্ষস, দেবতা ও দেবীদের সম্পর্কে এই সব ধরনের অলীক ধারণা-বিশ্বাস দুনিয়ার 
রা Slashes bt Bal Bln Bll . l 


ER AT RE RTA RATER AAO mannan nsnnsnnnan সে — == === EE FY 
॥ 


সুরা আল-আন্‌ আম-৫ ২২৬. | _ পারা-৭ 


ও ann জল এ আজ খা ও গজ আল জে ana রঃ আং আহ আ as টি Annas nnn nn পি nnn আআ জে জজ 


EET ৫ ০ দি 
২ 5৩৩6 ৮৩৪ ES & ৪) 2 IE 


তিনিই এবং তারই তোমরা সুতরাং কিছুরই সব তিনিস্তষ্টা তিনি ছাড়া কোন নাই প্র 
ইবাদতকর ইলাহ *"| 


2 2328 Fs VV phe 2 24 EY 11 i 

2909) 250৩ 5 “০. রি AEN 6 ৫ | 

নি LC তিনি কিন্তু দৃষ্টিশক্তিসমূহ তকে / যা: তব কিছুর সব < 

ZL 95৮2 951 6৫ SL ৩6 

র্ ০০ রি রিং os) bh 52 5500 

শট পক্ষহতে (অ্তদৃষ্টির) , তোমাদের কাছে নিশ্চয়ই না অবহিত সুস্মদশী তিনি এবং দৃষ্টিশক্তি 
“আলো সমূহকে 


. রি ৫৮ 
১0০ এ 


(তার ক্ষতি) তবে 
তারউপর পড়বে 


9১8 ৫ 4 ৩) ্ ) 2৩ রাড 


ই এভাবে ং তোমাদের উপর আমি না এবং ঈ 
করি আমরা i 


গু] তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই; সকল জিনিসেরই সৃষ্টিকর্তা; অতএব তোমরা তারই দাসত্ব কবুল কর, তিনিই 

চু] সব জিনিসের উপর দায়িত্বশীল । 

চু] ১০৩. দৃষ্টি-শক্তিসমূহ তাকে প্রত্যক্ষ করতে পারে না, তিনিই বরং দৃষ্টিসমূহকে আয়ত্ব করেন। তিনি অতিশয় 

॥ সুক্ষদর্শী এবং সব বিষয়ে ওয়াকিফহাল। 5 

| ১০৪. মনে রেখো, তোমাদের নিকট.তোমাদের আল্লাহর নিকট হতে অর্তদৃষ্টির আলো এসে পৌছেছে। এখন যে | 
লোক নিজের দৃষ্টিশক্তির সাহায্যে কাজ করবে, সে নিজেরই কল্যাণ সাধন করবে । আর যে অন্ধত্ব গ্রহণ করবে, | 

পু] সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আমি তো তোমাদের উপর পাহারাদার নই২৭। | 

চু] ১০৫. এ ভাবেই আমরা আয়াত ও নিদর্শন সমূহকে বারে বারে নানা ভাবে বর্ণনা করে থাকি। 


এ বাক্যাংশ যদিও আল্লাহতা'আলার বাণী কিন্তু নবী করীম (সেঃ)-এর পক্ষ থেকে বলা হচ্ছেঃ যেমন সূরা 
ফাতেহা'- আল্লাহতা 'আলার কালাম বটে, কিন্তু তা বান্দার পক্ষথেকে বলা হয়েছে। “আমি তোমাদের 
উপর পাহারাদার নহ’ । অর্থাৎ আমার কাজ মাত্র এতটুকুই যে আমি এই “আলোক'কে তোমাদের সামনে 
পেশ করে দেবো । তারপর চোখ মেলে দেখা বা না দেখা তোমাদের কাজ। আমার দায়িত্বে এ কাজ 
সোপর্দ করা হয়নি যে, যারা চক্ষু বন্ধ করে রাখবে তাদের চক্ষু আমি বলপূর্বক খুলে দেবো, এবং তারা যা 
৯১331185450 588523888 


নিহত তরতাজা তিতির হাতত 


|" টি 2 12% 
: ASL © ০৮৮৩৭ 


৫৮৬০ পার্ট এ শার্ট 


2522 ভাজি 253 


যা তুমি রণ (যারা) সেসব) তা আর্মরা স্পষ্ট এব তুমি 
I বির... জাম নারে Ee 0 A এ জনে কাছে) গে 
ন“ / 

প্র ১১৮ unl 2592 ্] রা 

টু] হতে উপেক্ষা কর এবং তিনি ছাড়া কোন 


5৫ ঠ / | ০ 
পাতি Aw ০9৮৫ 7212 3 


১৯১৩৩ 2১ 1৮৬ 201 ১১১ (৪ ৬১৮৬ (০৬১ 


ব্যতীত সীমা লংঘন আল্লাহকে তারা তবে রি সি 
করে গালি দেবে 


কেক 


করি এই জন্য যে, এরা বলবে, তুমি কারো নিকট হতে পড়ে এসেছ, আর জ্ঞানবান লোকদের সামনে আমরা 
প্রকৃত সত্যকে উদঘাটিত ও উদ্তাসিত্র.করে তুলব । 

১০৬. হে মুহাম্মদ, তোমার প্রতি তোমার আল্লাহর নিকট হতে যে জহী নাযিল হয়েছে তুমি তারই অনুসরণ করে 
চল। কেননা, সেই তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই এবং এই মুশরিকদের জন্য ব্যতিব্যস্ত হয়ো না। 

১০৭. আল্লাহর ইচ্ছাই যদি হত তবে( তিনি এমন ব্যবস্থা করতে পারতেন যে) এরা শেরক করত না। তোমাকে 
আমরা এদের উপর পাহারাদার নিযুক্ত করিনি, আর তুমি তাদের জন্য দায়িত্বশীলও নও । 


ঘর ১০৮. এবং (হে ঈমানদার লোকেরা )ঃ এই লোকেরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করে তাদেরকে তোমরা 


গালাগালি দিওনা । এমন যেন না হয় যে, এরা শেরকের ক্ষেত্রে অগ্রসর হতে গিয়ে মূর্খতাবশতঃ আল্লাহকেই 
গালাগালি দিতে শুরু করবে। 


০] 
নি 
টি 
চে 
এ. 


nas RS CH 


aL nem ens nen 
af 


es 


BR, 
LO জা। জা 


1 জজ) জা) 
পা জা ও) জে জা 


T 


ন 
বল তারউপর তারা ঈমান আনবে কোন নিদর্শন তাদের কাছে আসে যদি অবশ্যই লেনিনের কড়া 
2 পা ৮. ৭৫4 59 25164 be (2 2114) 1% 
ECT ছি তে 62) ৩৪৯) 
নখ যখন যে 


তোমাদের বোধগম্য কিসে এবং আল্লাহরই এখতিয়ারে নিদর্শনাবলী মুলতঃ 


22 se 1,222 2 ৮122. পেতে 
৩৮৩ ৬৬৮ হ্যা ৫ ৩৮) PI ৩৪৭ 


ভু) 


প্রচ SOR জা 


তা করাবে 

22 4 রর (৫4 2726 TA BILE 2 2.৫ 
lio ১৬০ 5 
ও 


EM পার পিজি উ ্ 


রা ঈমান আনেনাই যেমন তাদের দৃষ্টি 


, 
0 জা জা জা পা জা, 


ছি) জং জ। un nena জা জা জা) 8) জা ভা, আহ জে) জে. হা ও, esd. Nn. SE 
রি এ আত পর শের 1-88 নর পা 
a 
BB), nm en. em 


of 


লি ॥ ক... ই] ৰ ॥ ৪ 
[স্নান ne naan ne 


তাদেরকে তাদের নিজেদের রবেরই নিকট ফিরে যেতে হবে। তখন তারা কি কি কাজ করছিল তা তিনি 
তাদেরকে বলে দিবেন। 
১০৯. এরা কড়া কড়া কসম খেয়ে বলে যে, আমাদের সামনে কোন নিদর্শন যদি সুস্পষ্ট হয়ে ওঠে তবে আমরা 


আছ) হা, জা ও) জং U.N, জা) OLR, 
ই তি = (hs 


nna n 


লু] তার প্রতি অবশ্যই ঈমান আনব । হে মুহাম্মদ, তাদেরকে বল যে, আল্লাহর নিকট নিদর্শন অনেক রয়েছে। আর 


= 
TITTY 


তোমাদেরকে কোমন করে বুঝানো যাবে যে, নিদর্শনসমূহ সুস্পষ্ট হয়ে উঠলেও এরা ঈমান আনতে প্রস্তুত 
নয়২৮ | 

১১০. তারা যেমন প্রথম বারে তার প্রতি ঈমান আনে নি তেমনি করেই আমি তাদের দিল ও দৃষ্টিকে নানা দিকে 
ফিরিয়ে দিয়ে থাকি। আমি তাদেরকে তাদের আল্লাহদ্রোহিতার মধ্যেই বিভ্রান্ত হয়ে থাকার জন্য ছেড়ে দিয়ে 
থাকি। 


প্লে তল লে আরজে লি তা? 


TIT 
CON ভা 


এসে তেসি তল নিত জল তান লং 


[শ্রাস্গাশ্জব্যাপ্রপ্র স্হান! 


সহিত 


ও 


২৮. এ কথা মূসলমানদের সম্বোধন করে বলা হয়েছে। কেননা তারা অস্থিরতার সংগে কামনা করছিল যে এমন 
কোন নিদর্শন প্রকাশিত হোক, যা দেখে তাদের পথভ্রষ্ট ভায়েরা সত্য-সঠিক পথে এসে যায়। 


| লিলি রর হা রেশরশ্কা রে রর রেম্রিশ্শরি রশি 2 27222 22222222222 হিলি লি কিনি রি শ2ি2 222৬ 


B19. 99.909, 


লি 


আপ জা 


জ ১৩ জজ. 
DE 
ন 
৩ চি 
ন্‌) 

Lf 


B ~3 25 সা র্ Pee এ পি ৫18৫ AL NG BAL :: 
le BG: LUSH প৬ ও ১৯৮ 5 & 
দ, তারা ঈমান আনত (তবুও) সামনাসামনি কিছুই সব তাদের উপর আমরা একত্রিত এবং [৩ 
ন না bad 
রি তারি ত2 AE ৫ রি 5৬ উপর ৫2 পপর ই 
£ ৩৩৪৬ [৮ | ১৯১2 2১ ৮৪০0 ৯1 E 
5 তাদের অধিকাংশই ছি আল্লাহ. ইচ্ছেকরতেন এছাড়া 
রা (তবে ভিন্ন কথা) রর 
= 22 পাও 1%, FAS পাঠে তি 
lL 3 ৫৮৩ ৩6 GS ৬০ এক SS 
: (যুধ্াহতে।  শয়তানদেরকে শক্র পদ, আমরা এভাবে এবং 
£/ ১2 | 2, 
ৃ 2 UA 455 ০84 0) eX ০৯ : 
HE. FE Ee CRN 
হৰ AIL 2৫ (৫৫2০ IAA GB RA MN I A: 
BOLI I £ 2৩৪ ৩ ঞ$? পু ক: 
a তারা রচনা করছে যা এবং তাদেরকে অতএব তা তারা করত না তোমাররব ইচ্ছে যদি এবং চু 
* (তাদের অবস্থায়) ছেড়েদাও ছা 
ন ক্ৰ-১৪ | রর 
নি ১১১. আমরা যদি ফেরেশতাও তাদের প্রতি নাযিল করতাম, মৃতরাও যদি তাদের সাথে কথাবার্তা বলত এবং | 
অবশ্য আল্লাহর ইচ্ছাই যদি এমন হয় (যে, তারা ঈমান আনবে) তবে অন্যকথা । কিন্তু অনেক লোকই অজ্ঞতাপূর্ণ [ৎ 
রী কথাবার্তা বলে। PS 
8] ১১২. আর আমরা তো এ ভাবেই চিরদিন শয়তান-মানুষ আর শয়তান-জ্বিনকে প্রত্যেক নবীর দুশমন বানিয়ে ৫ 


দিয়েছি, এরা পরস্পরের কাছে মনোহরী কথা ধোকা ও প্রতারণার ছলে বলতে থাকে। তারা এরূপ করবে না এটা. 
যদি তোমার রবের ইচ্ছা হত তবে তারা এরূপ কখনো করত না । অতএব তোমরা তাদেরকে তাদের অবস্থার 
উপর ছেড়ে দাও- তারা মিথ্যা কথা বলতে ও মিথ্যা চর্চা করতে থাকুক। 


Bo 1 
টিতে ens 


s a 5 FT 


ROME mn nn nnn n,nnnne, | 


আআ আজ লিং Dan nannnnsandnnnnns এজ 2 পি আগ ৪ আত নত ও mann সর mnaasnas naa. 


S Gd 8 ৮৫) 98 £ 


যারা 


mtn, as na ag, nna s, ea gp, a,n, / 
EDEL. জা। জা জা জা) আআ) প্র? ভা আ। ewe, 


৮০ 


aan hina পা জে, হস ee 
an, 


nn 


mm 
রি 
নি 
a 
জে. 
জা. 
EL 
a. 
a, 
RL) 


১১৩. (আমরা তাদেরকে এসব করতে দিই এ জন্য যে,) পরকালের প্রতি যাদের ঈমান নেই তাদের দিল এর চুর 
(চাকচিক্য ময় প্রতারণার) প্রতি আকৃষ্ট হবে, তারা তার প্রতি সন্তুষ্ট হবে এবং তারা যেসব পাপ কাজ করতে চু 
ইচ্ছুক তা করার সুযোগ তারা লাভ করবে ২৯ । রর 
১১৪. অতএব অবস্থা যখন এই তখন আমি কি আল্লাহ ছাড়া অপর কোন সিদ্ধান্ত গ্রহণকারী ও বিচারক তালাশ | 
করব? অথচ তিনি পূর্ণ বিস্তারিত ভাবে তোমাদের প্রতি কিতাব নাধিল করেছেন৩০। আর যে সব লোককে | 
আমার তোমাদের পূর্বে) কিতাব দিয়েছিলাম তারা জানে যে, এই কিতাব তোমাদের রবের নিকট হতেই সত্যতার টু! 
সাথে নাযিল হয়েছে। অতএব তুমি কিছুতেই সন্দেহ পোষণকারীদের মধ্যে শামিল হয়ো না । 


২৯. আয়াত ১১০ থেকে ১১৩ পর্যস্ত যা কিছু বলা হয়েছে তার মর্ম হচ্ছেঃ মানুষ সম্পর্কে আল্লাহতা'আলার 
কানুন এই নয় যে, আল্লাহতা"আলা তার “মশিয়ত' অনুযায়ী মানুধর্কে সেই প্রকারে হেদায়াত দান করবেন 
যে প্রকারে উত্তিদে ফল উদ্গাত হয় অথবা মানুষের নিজের মস্তকে চুল উদ্চাত হয়। বরং তিনি পৃথিবীর 
বুকে মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন এবং পরীক্ষার জন্য মানুষকে স্বাধীনতা দান করা হয়েছে। সে 
ইচ্ছা করলে সত্য পথে চলতে পারে বা ইচ্ছা করলে বিপদগামী হতে পারে । মানুষ যদি নিজেই গোমরাহীর 
দিকে থেকে যায় তবে আল্লাহ তার মশিয়াতে বলপূর্বক তাকে হেদায়াতের পথে আনেন না। 

, ত EOE EE 


ছয়ে 


5 শ্যায়পরায়নতার 


গি ৩) পর্ট 2 


Om! 23) 52 রা 


সবকিছুই জানেন সবকিছুর শুনেন তিনি এবং তাঁরকথাগুলোকে 


রত st, ১ 27 ৮ ৩ এ 
৬৮০৪ ০০৮ ও ১ রা 
তোমাকে পথহষ্ট করবে দুনিয়ার এ | অধিকাংশের 
£ ২৫১৪। ০৯5৫ 0): 4h 


এবং তারা অনুসরণ করে না আল্লাহর 


র্যা 2 2D 7 ৫ 
676 


খুব জ্ঞাত তিনি তোমার রব নিশ্চয় অনূমান করে 


9৩৪১৫৪০ 


স্ফঠিক পথ প্রাপ্তদেরকে ” 


শি ১১৫. তোমার আল্লাহর বাণী সত্যতা ও ইনসাফের দিক দিয়ে পূর্ণ পরিণত। তাঁর আইন-বিধান পরিবর্তনকারী 
প্র কেউ নেই। এবং তিনি সব কিছু শুনেন, সব কিছু জানেন। 

£4 ১১৬. এবং হে মুহান্মদ! তুমি যদি এই দুনিয়াবাসীদের অধিকাংশ লোকের কথামত চল, তা হলে তারা তোমাকে 
£4 আল্লাহর পথ হতে ভ্রষ্ট করে দেবে। তারা তো নিছক ধারণা- অনুমানের ভিত্তিতে চলে এবং কেবল ধারণা- 
৪] অনুমানই তারা করতে থাকে। 

{84 ১১৭. প্রকৃত পক্ষে তোমার আল্লাহ সর্বাধিক ভালভাবে জানেন কে তাঁর পথ হতে ভ্রষ্ট আর কে সঠিক পথের 
1 পথিক! | 


সূরা আল-আন্‌ আম-৫ উঠ - পারা-৮ 


জজ জজ জজ জেড হজ জি e.n.n জ জর ভ জ- জু. জু জজ প্র ডি জা জজ জা | 
এ হু 


eatin টিনটিন নতি Ell পানি ১৪ 
Ey "| 
El রি 
ৰ রর 
রর হয়েছে (যারউঁপর) pl ৰ 
5 ৫ 79957 2 Pe 
5 ৩1266 1 IL 2 © 0 নু 
ইট নাম হয়েছে তাহতে তোমরা খাও যে তোমাদের হয়েছে এবং Ba 


নেওয়া (যার উপর) না 
o A A এত ৮ 


রত A ১৫ dd 6 °* 

3) নি রর (0০১ ৬৬ 5 এও 40 

রি রর হারাম করেছেন যা এ 2১ নিশ্চয় অথচ তার উপর আল্লাহর 
(আল্লাহ) 


+ ও 


সি জে সি ORLY 


চটি ডি উজির 


টু 2. Mme ৮৭656 | 
19250 ০১ ৫ $) 5১5) ০১৮ ও 

{| তাদের খেয়াল খুশী পতত্রষ্ট করে অবশ্যই অনেকে নিশ্চয় এবং তার দিকে 85774 যা 
ছারা. (অন্যকে) (সেটা ভিন কথা) he 
i (2 22 24 24 24 Be 
ol A 2 LS ৩1১ ঠিড ৪ E 
সীঘালংঘনকারীদেরকে খুবজানেন তান তোমার রব নিশ্চয় 


কোনজ্ঞান ব্যতীত 
(অর্থাৎ অজ্ঞতাবশত?) 


এ, প্র আজ 


“Nu 


১১৮. এখন তোমরা যদি আল্লাহর আয়াতসমূহের প্রতি ঈমানদার হয়ে থাক তা হলে যে সব জন্তুর উ্পর্ন (যবেহ 
করার সময়) আল্লাহর নাম নেয়া হয়েছে সে সবের গোশত থাও। 

১১৯. আল্লাহর নাম নেয়া হয়েছে যে জিনিসের উপর তা তোমরা খাবেনা তার কি কারণ থাকতে পারে? অথচ 
নিতান্ত ঠেকায় সময় ছাড়া অন্যান্য সর্ব অবস্থায় যে সব জিনিসের ব্যবহার আল্লাহতা"আলা হারাম করে দিয়েছেন, 
তা তিনি তোমাদেরকে বিস্তারিত বলে দিয়েছেন। অনেক লোকেরই অবস্থা এই যে তারা জানা-শুনা ছাড়াই নিছক 
নিজেদের ইচ্ছা-বাসনার ভিত্তিতে বিভ্রান্তিকর কথাবার্তা বলে। এই সীমালংঘনকারী লোকদেরকে তোমাদের 
আল্লাহ খুব ভালভাবে জানেন। 


RRP a a aCe a a af aa a wr Cnt a a na naa 


nem nee ned nn nnn nade 


ER 
Sadi 


Hw SC i mn 


aE, EE, জা | জর, Se. 
| oa 2 


ই] ] 
টা 

তি 

[| 
১৪ 
£ এ 
চি আজ জন জ.-ভ্র আজ গড ৪ জা u Ll = LES) হস্ত জেড - ভা জা জাভা ছা um. -) @ | 


টায় ? ৯) ০৪৫ সি 
উপার্জন করে নিশ্চয় তার গোপন এবং ৪০০ প্রকাশ্য তোমরা এবং. 
7 বর্জন কর 


178৫ y S003 3128 (2 ঠেও 


তোমরা খেয়ো না এবং ৯ তেমন তাদের প্রতিদান দেওয়া গোনাহ 


EE OE প্রত 2 24 € 
কি সিল a তা উপর তাহ নেওয়া হয়নাই তাহতে পি 
(যার উপর) দ্র 
2 প্‌ / 22 20 a 
৩ এর 2১৩৪ 921 3) OF 091 & 
যদি ং তোমাদের ঝগড়া করে যেন তাদের বন্ধুদেরকে প্ররোচনা দেয়অবশ্যই  শয়তানরা Pe 
(সাথে) 58 
G27 An BA AA ESS ০৯ 22 ৩ পরত Pe 
শর 09 ০০ 2৩৫5 টি (তত) ০ উর কো % 
মৃত ছিল যে কি সি ০ সা 
তোমরা hd 
2: ৫ ৬ 5৯:০৫ ১2 ন টা 313/214 
শে রা 2 
শা | এ ও (৮০ 1৮ এ) ১ ০ হি 
রঃ লোকদের মধ্যে ত দিয়ে সেচলে আলো তাকে আমরা দিয়েছি এবং তাকে অতঃপর 
x“ আমরা জীবিত করেছি 
টু] ১২০. তোমরা প্রাকাশ্য পাপ হতেও দূরে থাক, আর গোপন পাপ হতেও । যারা পাপের কাজ করে তারা 


নিজেদের এই উপার্জনের প্রতিফল অবশ্যই পাবে। 
১২১. আর যে জন্তু আল্লাহর নাম নিয়ে যবেহ করা হয় নি তার গোশত থেয়োনা। তা খাওয়া ফাসেকী (পাপের) 


= কাজ। শয়তানেরা নিজেদের সংগী-সাথীদের মনে নানা প্রকার সন্দেহ ও প্রশ্নাবলীর উন্মেষ করে, যেন তারা 

শল] তোমাদের সাথে ঝগড়া করতে পারে। কিন্তু তোমরা যদি তাদের আনুগত্য স্বীকার কর তবে নিশ্চিতই তোমরা 

পু] সুশরিক। ন 
ন রুকু-১৫ রর 
টন ১২২. যে ব্যক্তি প্রথমে মৃত ছিল, পরে আমরা তাকে জীবন দান করলাম এবং তাকে সেই রৌশনী দান করলাম | 
টু] যার আলোক ধারায় সে লোকদের মধ্যে জীবন-যাপন করে, হই 
রর 
ml পর জি জজ 1 [) | LL) | ER) on B-s LY [) [] আছ জজ চি J 


a wan nn nee anes 


টন 1 1" না |. ডা A জা) সি) ভি) হি BE 
Pana nae e ann meen হে ০ 


-(=0হ 


enn nn mie { 70:8৮ 


৫05৫৫ ৮৫ গর রণ 
৬৬৬৩ ৫9৩2১ ৮ ৩৪ 


এতাবে এবং তারা কাজ করে থাকে যা ১2৯ টে 


৩ 25১2 গা 2 


হধ্যে তারা চক্রান্ত কারে হিজাবে 8 4 


AE 


05575707751 /: 


nnn nn 
লূত 


হা 


‘ud ina'eininiw‘eon nse 
aaa re ae 
amie inne 


tum ‘minnow minum 


যেখানে খুবজানেৰ আল্লাহই আল্লাহর রসূলদেরকে দেওয়া হয়েছে 


1 


সে কি সেই ব্যক্তির মত হতে পারে, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে এবং তা হতে কোন ক্রমেই বের 
হয়না৩১? কাফেরদের জন্য এই রকমই তাদের আমলকে চাকচিক্যময় বানিয়ে দেয়া হয়েছে। 

১২৩. এমনি ভাবে আমরা প্রতিটি জনপদে তার বড় বড় অপরাধী লোকদেরকে নিযুক্ত করেছি, যেন তারা তথায় 
নিজেদের ধোকা-প্রতারণা ও ষড়যন্ত্রের জাল বিস্তার করে। মূলতঃ তারা নিজেদের প্রতারণার জালে নিজেরাই 
জড়িয়ে পর্ডে, কিন্তু এর চেতনা তাদের নেই। 

১২৪. তাদের সামনে যখন কোন নিদর্শন উপস্থিত হয় তখন তারা বলেঃ আমরা মানব না যতক্ষণ পর্যন্ত আল্লাহর 
রসুলদেরকে যে জিনিস দেয়া হয়েছে তা স্বয়ং আমাদেরকে দেয়া না হবে। আল্লাহ তার নবৃয়্যত ও রেসালতের 
দায়িত্ব কার দ্বারা পালন করাবেন এবং কিভাবে করাবেন তা তিনিই সবচেয়ে ভাল জানেন। 


7 


ee, Mn 
‘un 


Ue 
ঢা 7 


আলাল ane nie nee nem 


G 
5 


অর্থাৎ তোমরা কেমন করে এই আশা পোষণ করতে পারো যে- যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ বর্তমান, 
যে জ্ঞানের আলোর সাহায্যে ভ্রষ্ট ও বক্রপথসমূহের মধ্য থেকে সত্যের সরল সোজা পথটি পরিস্কাররূপে 
দেখতে পাচ্ছে- সে মানুষ সেই বোধহীন ও চেতনাহীন মানুষদের মত পৃথিবীতে জীবন-যাপন করবে যারা 
তা যা লি b 


a.p-e জজ ভর 555 আত as. গড ভ ভ্রু ভ জজ ল্র জ্র শ্রাশ্র জ জ-ভ ভজ জ রেজা জজ জজ. ‘Sen আজ জত. As 


"FU মহ; আ ভ্রু আট ঘ্ ETE 4 FTN TUN ছি আর ভর নর শি মর আজ নর জি GE, ERC FHL THC PTR RCFE FEC TEC SE CE RE YET THE FR TEE 
LEH. nA. NEO... জং জা, ভা, nnn আত জা) ছি daa পা, আ। জে, । ছা) জা) an EE. জে ess Us জা, হে, ee. 


নি 
টি 
শ 
রি 
nl 
a) 
nL) 
০) 
EE 
a 
RL) 
জা 
২ 
এ 
র্‌) 
শা 


€ 22724 রর ০০০৮ fe 
ভাতে রি ৩৬৪ EL মারের ES | শল হি 
শাস্তি ও আল্লাহর নিক্চ লান্বলা অপরাধ করেছে ৫: পৌছবে শীঘ্রই রম 
(হতে) রা 
নাত 5৮ ৫৫ এরপর ত ৫ রত 
wl wl 3১ ৩৯ 0 ৩১৯৪ ৮ ডা রর 
যে আল্লাহ চান অতএব তারা চক্রান্ত করতেছিল এ কারণে কঠিন 8 
2 2 ৪ রর রর 
৩০ ৫৫৫ (323 2 CA 3 দিবেন 2.2 
ম্‌ রর 
0) ১১০ ৩০ 5 হ-2/4১ ৮৩৬০ re LUG? 
যে চান যাকে এবং ইসলামের জন্যে তার বক্ষকে প্রশস্ত করেদেন ০98 
৫612 +€৫4/ Z (৫৩ 2৮৫ 
(৫ তর A 
৩০ ৩৮6০৮6555৩০ 2 4 
সেআরোহণ করছে যেন অতিশয় সংকীর্ণ রর তার বক্ষকে বানান তাকে ফি 


সেদিন দূরে নয় যখন এই অপরাধীরা নিজেদের প্রতারণা ও ষড়যন্ত্রের শাস্তিস্বরূপ আল্লার নিকট লাঞ্চানা ও কঠিন 
আযাবের সম্মুখীন হবে। 

১২৫. অতএব (এ অকাট্য সত্য যে,) আল্লাহ যাকে হোদায়াত দান করার ইচ্ছা করেন তার বক্ষ ইসলামের জন্য | 
উন্মুক্ত করে দেন এবং যাকে গোমরাহীতে নিমজ্জিত করার ইচ্ছা করেন তার বক্ষকে সংকীর্ণ করে দেন, : 
এমনভাবে সংকুচিত করে দেন যে, (ইসলামের ধারণা করা মাত্রই) মনে হয়, তার প্রাণ আকাশের দিকে উড়ে [৪ 


| ছিঃ sa. eae snes 


যাচ্ছে। এভাবে আল্লাহ (সত্যকে পরিহার করে চলা ও সত্যের প্রতি ঘৃণা রাখার) অপবিত্রতা বেঈমান লোকদের | 
উপর চাপিয়ে দেন৩২। 
১২৬. অথচ এই পথই তোমার ররের সোজা ও খাজু পথ । 
৩২. এই বাক্যাংশ দ্বারা একথা পরিষ্কার ভাবে বুঝা যায় যে, যারা ঈমান আনায়ন করে না আল্লাহতা'আলা 

তাদের বক্ষ ইসলামের জন্য উম্মুক্ত না করে বন্ধ করে দেন, এবং তাদেরকে হেদায়াত দান করতে ইচ্ছা ._ [ধু 


করেন না। | ‘le 


"a Usa la aaa ae Une ee ue ne-en nase. sn Sse Rtn n ene nea we ee হাজি ২) জজ 


এ লেকে ৩ 1 রর 
315 তি 2527 ৩৪৯ ৬৪ 


ঘর চিনে (যারা ) লোকদের জন্যে নিদর্শনগুলোকে আমরা বিদশ বর্ণনা নিশ্চয় 


wane eens 


224, EEN 2 


৩ es 2D ৩৩৪ 2 


5 এ তাদেরঅতিভাবক তিনি এবং বড নিকট 
যা 


৩৮6৫ রত 


নি < =~ (A রি টা ee 
এ ৬ oa 24 চি oe 2% ৪ 
নিশ্চয় টক রা সকলকে তাদের একত্রিত করবেন যেদিন এবং 
নাকি (এবং বলবেন) তি 


৩৫০ ০৮02 25 HLH 06 2০০৮ 92 


হে আমাদের রব মানুষের মধ্যহতে তাদের মর বলবে এবং রি তে 


nine. n,n nn 


টে 


anew aw une nae uae 


ZS তি পপর ৫৫ ন54 রত ওর রি 
— | ৬৬০৫ এ 5 ০5 ০০০০৩ 


যা মারের Leki আমরা পৌছেছি এবং (অন্য), আমাদের অনেকে আস্বাদন করেছে 


5) G3 ৩৫১৯৮ 2০৮ IO OGL এ 


তবে তার মধ্যে ভোমরা টিন ০০০০০০০০৭০০ তুমি নির্ধারিত 
আগুনই করেছিলে 


নি ৫ ৬; 9১520) Ee ও 


তোমার রব নিশ্চয় আল্লাহ ইচ্ছে যা 
(সেটা ভিন্ন কথা) করবেন 


| নসীহত গ্রহণকারীদের জন্য তার চিহ্ন সমূহ উজ্জ্বল করে দেয়া হয়েছে। নর 
নী ১২৭. তাদের জন্য তাদের আল্লাহর নিকট শাস্তি ও নিরাপত্তার ঘর রয়েছে, তিনিই তাদের পৃষ্ঠপোষক, তাদের 
শে অবলহিত সঠিক নির্ভুল কর্ম-পদ্ধতির কারণে। ২ 
চু) ১২৮. যেদিন আল্লাহ এই সব লোককে ধরে একত্রিত করবেন সেই দিন তিনি জ্বিনদেরকে (অর্থাৎ শয়তান [৪ 
| জিনদেরকে) সম্বোধন করে বলবেনঃ “হে জ্বিন সমাজ, তোমরা তো মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করলে ।” [8 
রী মানুষের মধ্যে যারা তাদের বন্ধু ছিল তারা নিবেদন করবেঃ “হে পরোযারদেগার! আমরা পরষ্পরের ছারা খুব 
চুদ| ফায়দা লুটিয়াছি। এবং এখন আমরা সেই অবস্থায় এসে উপস্থিত হয়েছি যা তুমি আমাদের জন্য নির্দিষ্ট করে a 
কট রেখেছিলে। ‘আল্লাহ বলবেনঃ আচ্ছা, এখন তোমাদের চূড়ান্ত পরিণাম জাহান্নাম । এখানে তোমরা চিরদিন [8 
টা থাকবে । এ হতে রক্ষা পাবে কেবল তারাই যাদেরকে আল্লাহ রক্ষা করতে চাইবেন। তোমাদের আল্লাহ | 


নিঃসন্দেহে সর্বজ্ঞ ও বিজ্ঞ । 


জা জজ জজ জজ তি.) জজ হজ উজ ভগ ভ্ঞ- জজ জাজ জজ জজ জজ টি জা-জ.জ উ-.জ জ... 


87878087787: জর 27 


রং / 2 4 EE য় টা টা / 
SEE Y টু ৫ (5) ৫ (955 ? 054 : 
2 তারা অন করতেছিল এ কারণে কতক (অথাৎ যালিমদের কতককে বন্ধু বানাব এতাবে এবং দু 

Ad (অর্থাৎএকদলকে) " আমরা ‘ 


| টা ও og ০ 


তোমাদেরমধ্যহতে রসৃলগণ তোমাদের bile মানবের 


Ed ৫ 2০9 ৬৩০০৮ 22 bs ৰণ 
৯ 7) 8১৫ ৪ 5 ঠা রে 
তোমাদের দিনের সাক্ষাতের তে জার এবং ie ens তোমাদের কাছে 
(অর্থাৎ আখেরাতের) 


৫) HES SULA GG BGS BENG 


জীবন তাদেরকেএডারিত কিনতু আমাদের নিজেদের বির আমরা সাক্ষ্য দিচ্ছি তারা বলবে এই 

25 কু 22 শী ১৪. ৫. পা 662 

৯১55 ~~ ৪৮১ ০১৬ 1৩৫১ ৪ oS 
ছিল 


ow 
বিরুদ্ধে সাক্ষী এবং 
তাদের নিজেদের তারা দেবে ডি দুনিয়ার 


TA 


ঘট ১২৯. জেনে রাখ, এমনিভাবেই আমরা (পরকালে) যালেমদেরকে পরস্পরের সংগী বানিয়ে দেব সেই উপার্জনের 
বু বিনিময়ে যা তারা (দুনিয়ায় পরস্পরের সংগে মিলিত হয়ে) করছিল। 
পদ রুকু-১৬ 
:: ১৩০. (এই সময় আল্লাহ তাদের নিকট এও জিজ্ঞাসা করবেন যে) “হে মানুষ ও জ্বিন জাতি, তোমাদের নিকট 
তোমাদের মধ্য হতেই কি সেই নবী-পয়গস্বার আসেনি যে তোমাদেরকে আমরা আয়াত শুনাত এবং এই দিনের 
পরিণাম সম্পর্কে (পূর্বেই) ভয় দেখাত”? জবাবে তারা বলবেঃ “হ্যাঁ, আমরা আমাদের বিরুদ্ধেই সাক্ষ্য দিচ্ছি'। 
আজ দুনিয়ার জীবন এই লোকদেরকে ধোকায় ফেলে রেখেছে। কিন্তু তখন তারা নিজেদেরর. বিরুদ্ধেই সাক্ষ্য 
দেবে যে,তারা কাফের ছিল! 


না 
রত 


- ৫৬:০0:৫৫ সত 5 Kl 
৬ ৬০৯১১ SY তোর ৫2৬, | 

সেঅনুসারে  মর্যাদাসমূহ সবার্রজন্যে এবং (পরিণতি তে তার অধিবাসী 
যা রয়েছে ১ ছিল) 


59৬: ৬ ০ এ 9 


Ls sw 


2, ভি 


2 ODA 22 
{১5১ ৬১৬৬৮ 


২2 তোমাদের ওয়াদা করা 
হচ্ছে 


১৩১. (এই সাক্ষ্য তাদের নিকট হতে গ্রহণ করা হবে এই জন্য, যেন প্রমাণ হয়ে যায় যে,) তোমাদের রব জনপদ 
সমূহকে যুলুম করে ধ্বংস করতে প্রস্তুত ছিলেন না, যখন তার অধিবাসীরা প্রকৃত ব্যাপার সম্পর্কে অবহিত 
ছিলনা। . 

১৩২. প্রত্যেক ব্যক্তির মর্যাদা তার আমল অনুপাতে হয় । আর তোমাদের রব লোকদের আমল সম্পর্কে বে-খবর 
নন। Kl 
১৩৩. তোমাদের রব পর মুখাপেক্ষী নন; অনুখ্হদান তাঁর নীতি । তিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যাবেন, পি 
এবং তোমাদের স্থলে অন্য লোকদের আনবেন, যেমন করে তিনি তোমাদেরকে অপর কিছু লোকদের বংশ হতে | 
সৃষ্টি করেছেন। টি 
১৩৪. তোমাদের কাছে যে বিষয়ের ওয়াদা করা হচ্ছে তা অবশ্যই আসবে। আর তোমরা আল্লাহকে দুর্বল অক্ষম | 
করে দেয়ার মত ক্ষমতা রাখনা। নর 


4012 5 9১১৯) 7 2 6) 5০৩১ 


ছাড়ে বাটি রাতে এবং রা না তা নিশ্চয় (কল্যাণকর) 
(এমন সত্য যে) আবাসস্থল 


টা ৬০৪ 20 52 ৬০) 0258 
রর রি তারা বলে অতঃপর এক অংশ “গবাদি পশুর ও ক্ষেত ফসলের মধাহতে তিনি সৃষ্টি 
:; পর Cone A [5 রিকি দর ঠা 
৮৪:4৯ 2৯৮ ০১৬ নু 6১ 1৩৬১ 5 (৮৮ & 
| তাদের শরীকদের জন্যে হয় অতঃপর আমাদের শরীকদের এবং তাদের ধারণাঅনুযায়ী 5 

যা রর 


এই 
জন্যে দি নর? 


50) 3) ০ 3 


আল্লাহর পর্যন্ত পৌছায় টপ রঃ 


১৩৫, হে মুহাম্মদ, বলে দাও যে, তোমরা নিজেদের জায়গায় থেকে আমল করতে থাক, আর আমিও নিজের | 
স্থানে আমল করছি। অতিশীঘ্রে তোমরা জানতে পারবে যে, শেষ অবস্থা কার পক্ষে কল্যাণময় হয়! যাই হোক 
একথা চুড়ান্ত সত্য যে, যালেম কখনো কল্যাণ ও সাফল্য লাভ করতে পারে না। 
১৩৬. এই লোকেরা আল্লাহর জন্য তার নিজেরই পয়দা করা ক্ষেত-খামারের ফসল ও গৃহপালিত পশু হতে একটি | 
অংশ নির্দিষ্ট করছে। এবং বলে £ এ আল্লাহর জন্য -এ তাদের নিজস্ব ধারণা-কল্পনা মাত্র- আর এ আমাদের : 
বানানো শরীকদের জন্য ৷ কিন্তু যে অংশ তাদের বানানো শরীকদের জন্য তা আল্লাহর নিকট পৌছে না৩৩। 


সর ৩৩. তারা আল্লাহর নামে যে অংশ নির্দিষ্ট করতো তার মধ্যেও নানা প্রকার বাহানাবাজী করে যেন-তেন 
রর প্রকারে নিজেদের কল্পিত দেব-দেবীদের জন্য নির্দিষ্ট অংশকে বৃদ্ধি করার চেষ্টা করতো । দৃষ্টান্ত স্বরূপঃ যে 
শস্য বা ফল প্রভৃতি তারা আল্লাহর অংশে নির্দিষ্ট করতো তার মধ্য থেকে যদি কিছু কিছু পড়ে যেত তবে 
তা শরীকদের অর্থাৎ দেব-দেবীদের অংশে শামিল করে দেয়া হতো ৷ কিন্তু অপর পক্ষে যদি শরীকদের 
অংশ থেকে কিছু পতিত হতো যা আল্লাহর অংশের সংগে মিশ্রিতি হয়ে যেতো; তাহলে তা পুনরায় 
শরীকদের অংশেই শামিল করে দেয়া হতো। যদি কোন কারন বশতঃ নযর ও নিয়াষের শস্য নিজেদের 
ব্যবহার করার প্রয়োজন হতো তবে আল্লাহর অংশ থেকে নিত, কিন্তু শরীকদের অংশে হাত দিতে ভয়. 
পেতো, পাছে কোন বিপাদ ঘটে! 


৪১৯ আল-আন্‌ আম-৫ 3 I পাল্পা-৮ 


55 


রঃ রর 
1; 2 2353 28 23 set ৩ 29 22 222 পরত 

Bl) রি পর্ণ ৯৬ ৬৯ 6৬ ঞ [a 
4 সি Or 
|: তাদের তারা যেন তাদের শরীকরা তাদের সন্তানদের হত্যাকরাকে মুশরিকদের মধ্যহতে | 
:: 
টু] অথচ যা আল্লাহর জন্য তা তাদের বানানো শরীকদের পর্যন্ত পৌছে যায়। কতই না খারাব এই লোকদের ই 
|| ১৩৭. এবং এমনিভাবে তাদের শরীকেরা বহু সংখ্যক মুশরিকদের জন্য তাদের নিজেদের সন্তানকে হত্যা করার 
| কাজকে খুবই আকর্ষণীয় বানিয়ে দিয়েছেও৪ যেন তারা তাদেরকে ধ্বংসের মধ্যে নিমজ্জিত করে, রর 
[| ৩৪. এখানে ‘শরীক’ শব্দটি উপরোক্ত অর্থ থেকে এক ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। ১৩৬ আয়াতে যে শরীক’ | 
|: শব্দ ব্যবহৃত হয়েছে তার দ্বারা বোঝানো হয়েছে তাদের সেই সব উপাস্য দেব-দেবীদের- নেয়ামত | 
রঃ লাভের জন্য যাদের বরকত, সুপারিশ বা মধ্যস্থতাকে তারা সহায়ক মনে করতো এবং প্রাপ্ত নেয়াততের 
রঃ কৃতজ্ঞাতার হক স্বরূপ তারা তাদের সেই সব উপাস্য ঠাকুর- দেবতাদেরকে আল্লাহর সাথে অংশীদার 
Ee বানাতো। অপর পক্ষে এই আয়াতে ‘শরীক’ এর অর্থ সেই মানুষ যে সম্ভান-হত্যার প্রথা প্রথম চালু 
Es করেছিল; এবং সেই শয়তান যে এই অত্যাচারমূলক প্রথাকে তাদের দৃষ্টিতে এক বৈধ ও পছন্দনীয় কাজ | 
তু রূপে দীড় করিয়েছে। সন্তান-হত্যার তিন রকম প্রথা আরববাসীদের মধ্যে প্রচলিত ছিল; এবং কোরআন | 
নর মজীদে এই তিন প্রথার প্রতিই ইংগিত করা হয়েছেঃ (১) কেউ যেন জামাতার মর্যাদা না পেতে পারে, বা [8 
রি গোত্র সমূহের মধ্য পারস্পরিক লড়ায়ে কন্যা-সন্তান শত্রুদের কবজায় না পড়ে বা অন্য কোন কারণে সে ই 
. যেন তাদের অপমান - অসম্মানের কারণ না হয়- সে জন্য কন্যা-সন্তান হত্যা (২) এধারণায় সন্তান হত্যা | 
যে তাদের প্রতিপালনের ভার বহন করা যাবে না এবং জীবিকার অভাববশতঃ তারা এক অসহনীয় | 
ঃ বোঝা স্বরূপ হয়ে দাড়াবে । (৩) নিজেদের উপাস্য দেবদেবীর সন্তুষ্টি অর্জনের জন্য সন্তান-সন্ততি উৎসর্গ [৪ 
মি 
Bs Ro) 


১1৮ 


হয়ে 


ু্ট তাতারা করত না 


$ 2 ১১ 136 5 6332 


ও গবাদিপশুগুলো ? তারা বলে এবং es যাকিছু এবং 


1 3 গঞ্জ 228] ৬ Se 


এবং তাদেরধারণাঅনুযায়ী “ইচ্ছা করিব যাকে এছাড়া তা খাবে না 
আমরা 


A IIH, ৫ 1৮2৫৮ ৫ ৩০) 5 পনি ৫2 
DiS ৯) ০০1 5 ৬ (/ ১০১৯ . % 
তারা উচ্চারণ করে না কিছ) ও সা নিষিদ্ধ করা (কিছু) 
হয়েছ গবাদিপশু 


০ উর ঢা রি 22 


Es একারণে তাদের প্রতিফল দিবেন তার উপর কির তার উপর 
শীঘ্বই করে 


(জবাহকরার 5 


রত ৩০৫০ 24 


© I 


এবং তাদের নিকট তাদের দ্বীনকে সন্দেহপূর্ণ বানিয়ে দেয়৩৫। আল্লাহ চাইলে তারা এরূপ করত না । কাজেই 
তাদের ছেড়ে দাও, তারা নিজেদের মিথ্যা রচনায় নিমগ্ন থাকুক । 

১৩৮. তারা বলে £ এই জন্তু ও এই ক্ষেত-ফসল সুরক্ষিত! এই গুলি কেবল তারাই খেতে পারে যাদেরকে আমরা 
খাওয়াতে চাইব । অথচ এই বিধি-নিষেধ তাদের নিজেদেরই কল্পিত । এ ছাড়া কিছু জস্তু-জানোয়ার এমন আছে 
যেগুলির উপর সওয়ার হওয়া ও মাল বোঝাই করাকে হারাম করা হয়েছে। আর কিছু জন্তুর উপর তারা আল্লাহর 
নাম উচ্চরণ করেনা । আর এই সব কিছুই তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে নিয়েছে। অতি শীঘ্র আল্লাহ 
তাদেরকে এই মিথ্যা রচনার প্রতিফল দান করবেন। 


(৩৫. জাহেলীয়াতের যুগের আরবগণ নিজেদেরকে হযরত ইবরাহিম (আঃ) ও ইসমাঈল (আঃ)-এর অনুসারী | 
বলতো ও মনে করতো এবং সেই হিসাবে তাদের ধারণা ছিল যে তারা যে ধর্মের অনুসারী তা | 
আল্লাহতা'আলার প্রিয় ও পছন্দনীয় ধর্ম। কিন্তু এই দ্বীনের মধ্যে পরবর্তী যুগ সমূহে- তাদের ধর্মীয় 
নেতারা, গোত্রীয় সর্দাররা, বংশের বড় ও জেষ্ঠরা এবং বিভিন্ন লোকে নানা অনুষ্ঠান, ক্রিয়াকান্ড ও প্রথা 
সংযুক্ত করতে পাকে: পরবর্তী বংশধরেরা সেগুলিকে মূল ধর্মের অংগ বলে মনে করেছে, এবং এইভাবে 
01443553২48 ০ 


টি কুরঃ তু 


তারা বলে 


আছে 
LON ১৫৫ ৭ 22) / ৫ ৫ পর 
5 ১৯৩ ৩৬০ ১০৩% 
ও লিক গবাদিপশুশুলোর 
29 AA (a / 
2৩১ ১ (৫ AY ৩ ৩; ৪ 
র মৃত এবং 
294 32/7 


251» b ৮৪৮০১ 


তিনি রর তাদের(এরূপ) 
বিশ্লেষণের 


রগ BILAL 

৮01 ৫6" নু ০০01 ৮৫95 

বং তারা পথশরষ্ট আল্লাহর. উপর নত আল্লাহ তাদের রিজিক চু 
হয়েছে দিয়েছেন | 


© 0252 পে ৩০৪ | 


সংপরব প্রাপ্ত 


১৩৯. এবং তারা বলেঃ এই জন্তু গুলির গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য বিশেষ ভাবে রক্ষিত এবং [ 
আমাদের নারীদের জন্য তা হারাম । কিন্তু তা যদি মৃত হয়, তবে উভয়ই তা খাওয়ায় শরীক হতে পারে। এসব দল 
কথা যা তারা রচনা করে নিয়েছে, এর প্রতিফল আল্লাহ তাদের অবশ্যই দিবেন। নিঃসন্দেহে তিন সুবিজ্ঞ এবং [৪ 
সব বিষয়েই তিনি ওয়াকিফহাল রয়েছেন। ্‌ i 
৪০. নিশ্চিতই ক্ষতির মধ্যে পড়েছে সেই সব লোক যারা নিজেদের সন্তানদেরকে মূর্খতা ও অজ্ঞতার কারণে | 
হত্যা করেছে এবং আল্লাহর দেয়া রেযেককে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে হারাম করে নিয়েছে। তারা | 
নিশ্চিতই পথত্রষ্ট হয়ে গেছে এবং তারা কস্মিনকালেও সঠিক পথ-প্রাপ্ত লোকাদের মধ্যে গণ্য ছিল না। 


টিউব ৬, (ৰ 1 না ৮ - 

EE 

J উপর করেছেন হ i 

(অথ লভ অয) ক চা: 

4০406128752 ১% ৮ 21৫ 1 ১52 IE Eh 

21 ১০০০০ rus! ৪ =) এ ৩০১৪ ১স৮০ ৬৮ এ i 

তারখান্যসম্তার বিভিন্ন ফসল ও খেজুর গাছ এবং মাচার উপর চড়ান নয় ও | 

| (অর্থাৎ কান্ড বিশিষ্ট) রে 

LL 024 OL 0G 44০2৮022006 12৮৫): 

৮০৮ Ar এ OEY 9১৩১) 5 ৩5৩৮ এ E 

বৈসাদৃশাও এবং সদৃশ আনার ও যয়তুন ও 

তত 2d AA | ভরি: ৫৮ 2৫ রে রি A ১০ 5 

5৮১৩০ 2s ৮2০51১১৮102 ১ ১9 : 

EE তার কাটার দিনে তার হক তোমরা এবং ফলবান হয় যখন তার ফল থেকে তোমরা খাও [ 

Bs ৰ (অর্থাৎ ওশর) দাও 5 রি 

A / (2. 2232 2 2 ৫৫ চহ 2% LA রঃ 

8 (27 500 ০৯০) আট 8) Lill VE 

রী মধ্যহতে এবং(তিনিই অপব্যয়কারীদেরকে ভালবাসেন. না তিনি নিশ্চয় তোমরা অপব্যয় না এবং 

) করো ৮5) 

5৬ 4414৫ 42 14,24 4 2227 72/2, fe 
2001 JIU 5 12৮4১ ৪ 2৯৮৯ SH) 
আন্তাহ তোমাদের রিজিক তাহতে তোমরা খাও ক্ষুদ্রাকার পশু আবার ভারবাহী পশু গবাদিপশুর 


এ দিয়েছেন যা (যেমন ছাগল-ভেড়া) (যেমনউট-গরু) 

রা রুকু-১৭ 

| ১৪১. তিনি আল্লাহই যিনি নানা প্রকারের লতা বিশিষ্ট ও স্বীয় কান্ডের উপর দণ্ডায়মান বৃক্ষ-বিশিষ্ট বাগান পয়দা 
করেছেন । যিনি খেজুর গাছ ও ক্ষেতে ফসল ফলিয়েছেন যা হতে নানা প্রকারের খাদ্য লাভ করা যায়। যিনি 
যয়তুন ও আনারের গাছ সৃষ্টি করেছেন, যার ফল বাহ্যিক রূপে পরস্পর সদৃশ এবং স্বাদ বিভিন্ন । তোমরা তার 
উৎপাদন খাও, যখন তা ফল ধারণ করবে এবং তার (আল্লাহর) হক আদায় কর যখন এই সবের ফসল আহরণ 
করবে আর তোমরা সীমা লংঘন করোনা । কেননা আল্লাহ সীমা লংঘনকারী লোকদের পছন্দ করেন না। 
১৪২. সেই আল্লাহই গৃহপালিত জন্তুদের মধ্যে এমন জন্তুও সৃষ্টি করেছেন যা যাত্রী বহন ও তার বহনের কাজে 
ববহৃত হয়, এবং যা খাদ্য ও বিছানার প্রয়োজন পূর্ণ করে৩৬। তোমরা খাও সেই সব জিনিস যা আল্লাহ 
তোমাদেরকে দান করেছেন * 


7:57 পর এ জর পরি: wen, ne, ns 


9. জা. জা ছা 


রে 


পে Bw ww new ew 


he 


(৩৬. অর্থাৎ তাদের চামড়া ও পশম থেকে বিছানা প্রস্তুত করা হয়ে থাকে। 


০১ ১8 fe 09৬৫০ ত্র: 
নিষিদ্ধ করেছেন ' “নর দুটিকে কি ৪ জং ছারগল(শ্রেণীর) রি 


(আল্লাহ), টানা 
2 bet 


2 E) 2// ৫৮ 
৬:৫৩ গে) dle el | : 
গর্ভসমূহ তাহ কাটি ধারণ করেছে অধবা রর 
7) 1 
হিলের iz 
2 6s ৪৫৪১০ FY ৩) 
উট (<:"/ অধাহাতে এবং i 
Ld? i 


দুটি (অৰ্থাৎ গজ 
নর ও মাদী) (শ্রেণীর) 


চ 0১৬০) Al : 


এবং শয়তানের অনুসরণ করো না, কেননা সে তো তোমাদের প্রকাশ্য দুশমান। 
রর ১৪৩. এই আট পুরুষ ও স্ত্রী জন্তু রয়েছে, দুই ভেড়া শ্রেণীর জন্তু ; আর দুই ছাগল শ্রেণীর । হে মুহাম্মদ! এদের 
|| নিকট জিজ্ঞাসা কর যে, আল্লাহ এদের পুরুষ জাতীয় পশু হারাম করেছেন, না স্ত্রী জাতীয় পশু? কিংবা যে সব 
চু বাছুর-ভেড়া ছাগলের গর্ভে রয়েছে তা? যর্থথি ও নির্ভুল জ্ঞানের ভিত্তিতে আমাকে বল, যদি তোমরা সত্যবাদী 
রহ) হও । 
[| ১৪৪. এমনি ভাবে দুইটি রয়েছে উট শ্রেণীর এবং দুইটি গাতী শ্রেণীর জিজ্ঞাসা করঃ আল্লাহ এগুলির পুরুষ জন 
: হারাম করেছেন, না স্ত্রী জন্তু? 


21 যেতে 2521 EE IE । : 


“ মাদী দুটির চি ধারণ করেছে অথবা 


পা Pd 
ব্যতীত লোকদেরকে 


5 368৯ 


| কিংবা উট ও গাভীর গর্তে অবস্থিত বাছুর হারাম? তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন আল্লাহ এই গুলির 
শর হারাম হওয়ার হুকুম তোমাদেরকে দিয়েছিলেন? তা হলে সেই ব্যক্তি অপেক্ষা অধিক বড় যালেম আর কে হতে 
ুল| পারে যে, আল্লাহর নামে মিথ্যা কথা প্রচ র করে; যার উদ্দেশ্য শুধু এই যে, লোকদেরকে সঠিক জ্ঞান ছাড়াই ভুল 
| পথে পরিচালিত করা হবে? নিশ্চিতই আল্লাহ এই সব যালেমকে হেদায়াত করেন না। 

পা রুকু-১৮ 

| ১৪৫. হে মুহাম্মদ! এদেরকে বল যে, আমার নিকট যে অহী এসেছে তাতে এমন কোন জিনিস পাইনা যা খাওয়া 


: কারো পক্ষে হারাম হতে পারে; তবে তা যদি মৃত, প্রবাহিত রক্ত কিংবা শুকরের গোশত হয় তবে অন্য কথা । 
| কেননা তা নাপাক জিনিষ । 


ঘি 


622 রে 6554 রঃ রে রত w ৯16 
ঠা ৫৫ গত ৯৮ ৬৫ ৩৬ ক Ys» 2৩ 
যারা (তাদের) এবং মেহেরবান ক্ষমাশীল তোমার রব টি হী না আর অবাধা 
উপর রি হয়ে 
৮2 রঃ AAS Be 
২৬ টি 02 ১০৯৮ 6১ 6 ৬ ৮) 1৯১ 
ছাগলের ও গরু মধ্যহতে এবং 05 সব চালে য়াহুদী হয়েছে 
(56 22217? ৮৮৮৮৫ (/ < ০/2+ 3, 
2 ১৫১ ৩০৬৮ ৬ Ler 
উতয়ের পৃষ্ঠ গুলো বহন করে যা তবে উতয়ের চবি গুলো তাদের উপর আমরা হারাম 
2/ si PAA An PAA ৮৩ ৩ 
চা ৭৬৯ ৬১০৪৪ ACES ৩ 2 রিকি 2 E 
Ly A 
তাদেরঅবাধ্যতার তাদেরকে আমরা এটা হাড়ের সাথে মিলিত হয়েথাকে যা অথবা অন্ত গুলো বা 
কারণে শাস্তি দিয়েছি (সেটা ভিন্ন কথা) 


কিংবা যদি ফিসক হয়- যদি আল্লাহ ছাড়া অপর কারো নামে তা যবেহ করা হয়ে থাকে৩৭। তারপরে কোন 
ব্যক্তি যদি একাস্ত ঠেকায় পড়ে (এই সবের কোন একটি জিনিস খায়) কোনরূপ না- ফরমানীর ইচ্ছা না রাখে 
এবং প্রয়োজনের সীমা লংঘন না করে তবে নিশ্চিতই তোমার রব ক্ষমাশীল, মার্জনাকারী ও করুনাময়। 

১৪৬. আর যারা ইয়াহুদী মত অবলম্বন করেছে তাদের প্রতি আমরা সব ক্ষুর বিশিষ্ট জন্তু হারাম করে দিয়েছিলাম 
এবং গাভী ও ছাগলের চর্বিও - যা তাদের পৃষ্ঠদেশ ও অস্ত্রের মধ্যে লেগে রয়েছে, কিংবা যা হাড়ের সাথে যুক্ত 
রয়েছে তা ব্যতীত । এ ছিল তাদের সীমা লংঘনের জন্য তাদের প্রতি আমাদের শাস্তি৩৮। 


৩৭. এর অর্থ এই নয় যে এ ছাড়া কোন খাদ্য-বস্তু শরীয়তে হারাম নয়, এর অর্থ হচ্ছে- সে সব জিনিস হারাম 
নয়, যেগুলিকে তোমরা হারাম করে নিয়েছ; বরং হারাম হচ্ছে এই জিনিসগুলি - সূরা মায়েদাঃ টীকা ২ 
এবং ৯ দ্রষ্টব্য । 

৩৮. সূরা আলে ইমরান, আয়াত ৩৯; নিসা আয়াত- ১৬০ দ্রষ্টব্য । 


LAL NL তির 
৯95 ৬s 
আমরা নিষিদ্ধ না এবং আমানের পূর্ব 


০৮ 


(তারাও) 
যারা 


আর আমরা যা কিছু বলছি তা পূর্ণ মাত্রায় সত্যই বলছি। 

১৪৭. এখন তারা যদি তোমাকে মিথ্যা বলে প্রত্যাখান করে তবে তাদেরকে বল যে, তোমাদের রব ব্যাপক 
রহমতের মালিক এবং অপরাধী লোকদের প্রতি তার দেয়া আযাব প্রতি রোধ করা সম্ভব নয়। 

১৪৮. এই মুশরিক লোকেরা (তোমার এই সব কথার জবাবে) অবশ্যই বলবে যে, আল্লাহ যদি চাইতেন তাহলে 
না আমরা শেরক করতাম, আর না করত আমাদের বাপ-দাদারা; আর না আমরা কোন জিনিসকে হারাম করে 
নিতাম৩৯। বস্তুতঃ এই ধরনের কথা বলেই এদের পূর্বের লোকেরাও সত্যকে মিথ্যা নিরুপণ করেছিল। এমনকি 
শেষ পর্যন্ত আমাদের দেয়া আযাবের স্বাদ তারা গ্রহণ করেছিল । 


রগ ৩৯. অথাৎ তারা নিজেদের অপরাধ ও খারাব কাজ গুলোর জন্য সেই পুরাতন ওযর গুলিই পেশ করবে যেগুলো 
রর অপরাধী ও দুষ্কৃতকারী লোকেরা চিরদিন পেশ করে থাকে । তারা বলবে- আমাদের জন্য আল্লাহর 
মশিয়তই হচ্ছে এই. যে, আমরা শেরক করব এবং যে সব জিনিসকে আমরা হারাম করে রেখেছি সেগুলি 
আমরা হারাম করবো । কারণ আল্লাহ যদি না চাইতো যে আমরা এরূপ করি তবে কেমন করে এটা সম্ভব 
যে আমাদের দ্বারা এ কাজগুলি সংঘটিত হয়? সুতরাং যেহেতু আল্লাহর মশিয়ত অনুযায়ী আমরা এসব 
কিছু করছি, আমরা ঠিকই করছি। এর জন্য যদি দোষ হয়ে থাকে তবে সে দোষ আমাদের নয়, সে দোষ 
হচ্ছে স্বয়ং আল্লাহতা'আলার। আর যা কিছু আমরা করছি তা করতে আমরা বাধ্য, কেন না এ ছাড়া অন্য 
০০১৭১০৯৪০০০ 


সি পারা-৮ 


LDPE 
fl © © 


মিথ্যা রচনা কর 


ALA 


তোমাদের অবশ্যই 


ইচ্ছে করতেন অতঃপর ভি 
হেদায়াত দিতেন যদি 


এদের বলঃ “তোমাদের কাছে কোন প্রকৃত জ্ঞান আছে কি যা আমাদের সামনে তোমরা পেশ করতে পার? [8 


তোমরা তো শুধু ধারণা-অনুমানের, উপর (নির্ভর করে) চলছ, আর শুধু ভিত্তিহীন ধারণা রচনা করেই যাচ্ছ ।” ie 
১৪৯. আবার বল, (তোমাদের এই যুক্তি-প্রমাণের মুকাবিলায়) প্রকৃত পরিপূর্ণ সত্য-যুক্তি-প্রমাণ তো কেবল 
আল্লাহর নিকটই বর্তমান। সন্দেহ নেই, আল্লাহ যদি চাইতেন তবে তোমাদের সকলকে হেদায়াত দান [| 
করতেন৪০। i 


৪০. অর্থাৎ তোমরা নিজেদের দোষ স্থালনের কৈফিয়ত স্বরূপ যুক্তি পেশ করছো যে, আল্লাহ যদি চাইতো তবে 
আমরা শেরক করতাম না । এর ছারা পুরোপুরি কথা বলা হচ্ছে না। পুরোপুরি কথা যদি বলতে চাও তবে 
এরূপ বল যে - যদি আল্লাহ চাইতো তবে আমাদের সকলকে হেদায়াত দান করতো । অন্য কথায় তোমরা 
তোমাদের নিজেদের পছন্দ ও ইচ্ছায় সত্য-সঠিক পথ অবলম্বন করার জন্য প্রস্তুত নও । তোমরা চাও যে 
আল্লাহ ফেরেশতাদেরকে যেরূপ পয়দায়েশী ভাবে সত্যনিষ্ট করে সৃষ্টি করেছেন সেরূপভাবে তোমদেরও- 
সৃষ্টি করতেন। নিঃসন্দেহে মানুষ সম্পর্কে এই যদি আল্লাহর মশিয়ত হতো তবে আল্লাহতা'আলা অবশ্যই 
তা করতে পারতেন। কিন্তু এ তার মশিয়ত নয়। অতএব যে গোমরাহীকে তোমরা নিজেদের জন্য 
নিজেরা পছন্দ করে নিচ্ছ আল্লাহও তোমাদেরকে তার মধ্যে পড়ে থাকতে দেবেন। 


৫৫ 


ag G27 ৪ f 535 ৩৮5 


বল সমতুল্য করেছে ভাদ্র রবের তারা এবং 


: ৫6418 Sf KL এ ৫4 ৩ 05 541 


শ। কোন তীর রন জোমাদের উপর দি যা পাঠ করব তোমরা আস | 
করো না দিয়েছেন আমি 


| 

| 7 

: ১৫০. এদের বল যে, ‘তোমাদের সেই সাক্ষী উপস্থিত কর যারা সাক্ষ্য দেবে যে, আল্লাহই এই জিনিসগুলোকে ॥ 
| হারাম করেছেন’ তারা যদি সাক্ষ্য দেয়ই তা হলেও তুমি তাদের সাথে সাক্ষ্য দেবেনা৪১। এবং কস্মিনকালেও | 
॥| তাদের কামনা-বাসনার অনুসরণ করে চলবে না। যারা আমাদের আয়াতগুলোকে মিথ্যা মমে করেছে, আর যারা 
নী পরকাল অস্বীকারকারী এবং যারা অন্যান্যকে নিজেদের রবের সমতুল্য করে নিয়েছে। 

রি রুকু-১৯ 

রর ১৫১. হে মুহাম্মদ! এই লোকদের বল যে, তোমরা এস ,আমি তোমাদের শুনাব তোমাদের রব তোমাদের উপর 
Be কি কি বিধি-নিষেধ আরোপ করেছেন৪২ । (তা হল) এই যে, তার সাথে কাউকেও শরীক করবে না। 


অর্থাৎ যদি তারা সাক্ষ্যদানের দায়িত্ব উপলব্ধি করে এবং এটা বোঝে যে, সাক্ষ্য সেই কথার দেয়া উচিত 
যে সম্পর্কে জ্ঞান আছে, তবে তারা কখনো এই সাক্ষ্যদান করার সাহস করবে না। কিন্তু বদি তারা 
শাহাদতের দায়িত্ব উপলক্তি না করেই এতটা হঠকারিতা দেখায় যে আল্লাহর নাম নিয়ে মিথ্যা সাক্ষ্য দান 
; করতে দ্বিধা না করে, তবে ছাদের এই মিথ্যায় তুমি তাদের সহযোগী হয়ো না। 

[| ৪২, অর্থাৎ তোমরা যে বাধ্য-বাধকতার মধ্যে গ্রেফতার হয়ে আছ সেগুলি তোমাদের প্রভুর নির্দেশিত বাধ্য- 
. বাধকতা নয়। 


ত কুরঃ রন 


সরা আল-আন্‌ আম-৫ Bi চু | 
FER তো ভিত রঃ 
না এবং সদ্ব্যবহার করবে পিতামাতারসাথে 


£4 24 


৫ 


টু % [2 ৫৯ 
মারতে 
টাটা 


জিহাদে) 
4 (017. [রি (2 36 035% নি * 


সম্পদের 5 না এবং অনুধাবন কর তোমরাযাতে তা সম্পর্কে is 


LE ৩ ০০ ৯ & 


তার বয়ঃপ্রাপ্ততায় পৌছে যতক্ষণ না অতি উত্তম 
(যেমন তাদের তরণ নি 


পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করবে । নিজেদের সন্তানদের গরীবীর ভয়ে হত্যা করোনা, আমি তোমাদেরও 
রেষেক দিই, আর তাদেরও দিব । নিঁলজ্জতার বিষয় ও ব্যাপারের৪৩ কাছেও যাবেনা, তা প্রকাশ্যই হোক, কি 
গোপন । কোন প্রাণ, আল্লাহ যাকে সম্মানীয় করেছেন, হত্যা করবেনা, অবশ্য সত্য ও ন্যায় সহকারে । এসব 
শু] কথা, যা পালনের জন্য তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, সন্ভব্য তোমরা বুঝে-শুনে কাজ করবে। 
চুন| ১৫২. আরো এই যে তোমরা ইয়াতীমের মাল-সম্পদের নিকটেও যাবে না-- অবশ্যই এমন নিয়ম ও পন্থায়, যা 
রর! সর্বাপেক্ষা ভাল. যতদিন না সে জ্ঞান-বুদ্ধি লাভের বয়স পর্যন্ত পৌছে যায়। 


El 80. মূলে শব্দ 0/4. %%. ব্যবহৃত হয়েছে। সেই সকল কাজের প্রতি এই শব্দ প্রযুক্ত হয় যেগুলোর খারাবি 
মু অতি সুষ্পষ্ট! যৌন ব্যভিচার ; লুত (আঃ)-এর জাতির অপকর্ম, সম-যোনি মৈথুন, নগ্তা, মিথ্যা অপবাদ 
ও পিতার বিবাহিতার সংগে বিবাহ করাকে পবিত্র কোরআনে “ফাহেশ' কাজের মধ্যে গন্য করা হয়েছে। 
হাদীসে মদ্যপান ও ভিক্ষা করাকে মোটামোটি “ফাহেশ' কাজ বলা হয়েছে! এরূপে অন্যান্য সকল 
লঙ্জাকর কাজও ফাহেশ কাজ বলে গণ্য এবং আল্লাহতা'আলার আদেশঃ এরূপ কাজ প্রকাশ্য বা গোপনে 

রা নিষিদ্ধ । 


019 + রি ১ ৫49১৮ ৃ 


হুল 1 
eines 


রণ 


০৫12 
০৩ 191 ৪৫ 


079৮১ যখন 


৮১৫ 
১ €) ০১১৬১ 


এবং উপদেশ গ্রহণ করবে 


/ 9 2) $4 
3 ৮১০ 
এবং তা তোমরা অতএব 


অনুসরণ কর 
EX 


ই 
শি 
Ll 
না 
7. 
জু. 
হল 
জজ 
॥.. 
নি 
Le 
= 
Ul 
» 
HY 
৪০ 
Rl 
এ 
=n 
LE 
ir 
bl 
শি 
নি; 
i 
Ll 
iC) 
টি 
জা 
[লি 
জু 
ডি 
a) 
নি 
এ, 
Le 
শা, 
টে 
জজ. 
CE 
০৪. 
।- 
জি. 
.» 
জজ 
Lod 
) 
ME 
টি 
লি? 


আর মাপে-ওজনে পুরোপুরি ইনসাফ কর। আমরা প্রত্যেক ব্যক্তির উপর দায়িত্বের বোঝা ততখানিই দিই, 
যতখানির সাধ্য তার রয়েছে। আর যখন কথা বল, ইনসাফের কথা বল, ব্যাপারটি নিজের আত্মীয়েরই হোক না 
কেন। এবং আল্লাহর ওয়াদা পুরা কার8৪ | এ সব বিষয়ের হোদায়াত আল্লাহতা"আলা তোমাদেরকে দিয়েছেন; 
হয়ত তোমরা নসীহত কবুল করবে । 

১৫৩. এও তাঁর হেদায়াত যে, এই-ই আমার সোজা ও সরল পথ, অতএব তোমরা এই পথেই চল; এ ছাড়া 
অন্যান্য পথে চলো না; চললে তা তার পথ হতে সরিয়ে নিয়ে তোমাদের ছিন্ন-ভিন্ন করে দিবে । এই হচ্ছে সেই 
হেদায়াত, যা তোমাদের আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। সম্ভবতঃ তোমরা বাকা পথ হতে বাচতে পারবে। 


“আল্লাহর 'ওয়াদা' এর অর্থ- সেই আহাদ বা প্রতিশ্রুতি যা মানুষ ও আল্লাহ এবং মানুষ ও মানুষের মধ্যে 
8448 পৃথিবীতে এবং মানুষের সমাজে 


হাঁ” সিভিক রে : টা এটা 
হু 2 ০৭৬ GW EAU EC (5752 জা চি: 

ও সৎকাজ করে যে (তার) সম্পূর্ কতি মুসাকে আমরা দিয়েছি এরপর চি 
(তাছিল) জন্যে (নিয়ামতে) ie 


%€/০6৫৫ ক. 2%55%% 
৮83 226৫ ০5 $ GUS 5 BS Ve 
:: সাক্ষাতের তারা যাতে দয়ান্বরূপ ও পথনির্দে ও bil সব জন্যে নি 
নর | 


1 12727 1 A Et 7322 22 > ৬৫ 
85-21-2001 EI 1৩০ 3 ০৮৬৮৫ ৮9 


বরকতময় তা আমরা নাযিল কিতাব, এই এবং তারা বিশ্বাস করে তাদের রবের 
করেছি রে রি 
(24522 AY প 59৩ 25 লেশ EAS বে 
গু 1১১ 016) ৩৮৯৯ 91 2 ৩৯৮৩ 
ঘুট| তোমরাবলতে . ৫ াপ্রদর্শনকরা 2. তোমরা এবং তা অতএব 
FE পার না দয়া ih তোমাদের (প্রতি) হন অনুসরণ কর 
EAA A 51 প,2৫ ৫ 
০৩৪ 92 5985 3০ FSD 99 ৬৮) 
চট| | আমাদের পূর্বে শের জে . উপর কিতার নাযিল করা মূলতঃ 
(ইহুদীও খৃষ্টান) | হয়েছিল 


| ১৫৪. আবার আমরা মুসাকে কিতাব দান করেছিলাম যা মঙ্গলজনক নীতি গ্রহণকারী মানুষের প্রতি ছিল 
এ নিয়ামতের পূর্ণতা বিধায়ক ও সকল জরুরী বিষয়ের বিস্তারিত আলোচনা এবং পরিপূর্ণ হেদায়াত ও রহমত 
রর স্বরূপ । (এবং বনী ইসরাঈলকে এই উদ্দেশ্যে তা দেয়া হয়েছিল যে.) হয়ত লোকেরা নিজেদের রবের সাথে 
নু সাক্ষাত হওয়ার প্রতি ঈমান আনবে৪৫। 


রি অনুসরণ করে চল এবং তাকওয়াপূর্ণ নীতি-আচরণ গ্রহণ কর। হয়ত বা তোমাদের প্রতি রহমত নাধিল করা 
উর হবে। 
গল] ১৫৬ এখন তোমরা বলতে পারনা যে, কিতাব তো আমাদের পূর্ববর্তী দুই মানব-সমষ্টিকে দেয়া হয়েছিল 


৪৫. অর্থাৎ মানুষ যেন নিজেকে দায়িত্বহীন না ভাবে, এবং এ সত্য যেন তারা মেনে নেয় যে একদিন তাদেরকে 


সী ২০ 
| ১৫৫. এমনিভাবে এই কিতাব আমরা নাযিল করেছি; এ এক বরকত ওয়ালা কিভাব। অতএব তোমরা তা 
তাদের প্রতিপালক প্রভুর সামনে হাযির হয়ে নিজেদের কাজের জবাব-দিহি করতে হবে। 


ক 


© 0১৮12 


তারা মুখ ফিরাত 


ন্‌ ১৫৭. আর তোমরা এখন এই বাহানাও করতে পারনা যে, আমাদের উপর যদি কিতাব নাযিল করা হত তা হলে 
শর! তাদের অপেক্ষা আমরা অধিক মাত্রায় সৎপথগামী প্রমানিত হতাম । বস্তুতঃ তোমাদের নিকট তোমাদের আল্লাহর 


সি নিকট হতে এক উচ্জলতম দলীল এবং হেদায়াত ও রহমত এসেছে। এখন যে লোক আল্লাহর আয়াতকে মিথ্যা 


রি বলবে, অস্বীকার করবে এবং এ হতে বিমুখ হবে তার অপেক্ষা বড় যালেম আর কে হতে পারে? যারা আমার 
মি আয়াত হতে মুখ ফিরিয়ে থাকে, তাদের এই বিমৃখ হবার শান্তি স্বরূপ আমরা তাদেরকে নিকৃষ্টতম শান্তি অবশ্যই 
রঃ দেব। | 


০ রি টি পপ শির, রা হি সত 3 ০০2 
জিত এ তের (-)। রে ঘি ছে 
অথবা তোযার রব আসবেন অথবা বেতার ক যে এছাড়া তারা অপেক্ষা করছে কি 


৩৮ ১৮477 


চিত ০৯৬ ৬5 yl (১২ 


আসবে দেল পে পা কিছু আসবে 


রে ভি -প ৩৫; ৬০৪ 24 ৩৫ ৫. 


সে ঈমান আনে নাই 


2 
[od 
(৪ 
a 


জজ হজ une: টিন sn ue a 


2329/5 LAL PAE) * ৫ 
৮৫53 1১১ ৩৪৬ পা 


যারা 


Fh 
2 2 
2 +2 29 রি 


কোন কিছু তাদের মধ্যহতে তুমি নাও (বিভিন্ন) 
উপদলে 


a. 
BUDE. 2১ 


১৫৮. লোকেরা কি এখন এই অপেক্ষায় রয়েছে যে, তাদের সামনে ফেরেশতা এসে উপস্থিত হবে? কিংবা স্বয়ং 
তোমাদের রব আসবেন? অথবা তোমাদের রবের কোন কোন সুস্পষ্ট নিদর্শনই৪৬ প্রকাশিত হবে? যেদিন 
তোমাদের আল্লাহর কোন বিশেষ নিদর্শন প্রকাশিত হয়ে পড়বে তখন এমন লোকের ঈমান তাকে কোন 
উপকারই দেবে না যে ইতিপূর্বে ঈমান আননি কিংবা যে নিজের ঈমানের মাধ্যমে কোন কাল্যাণ অর্জন করেনি । 
হে মুহম্মাদ! এদের বল যেঃ আচ্ছা তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করছি। 

১৫৯. যারা নিজেদের দ্বীনকে খন্ড খন্ড করে দিয়েছে এবং দলে দলে বিভক্ত হয়ে পড়েছে তাদের সাথে নিশ্চয়ই 
তোমার কোন সম্পর্ক নেই। তাদের ব্যাপারটি সম্পূর্ণতঃ আল্লাহর উপরই সোপর্দ রয়েছে। 


॥ 
হা uw. 


যা 
ws. ns eee wl 


০ 
এ) 


৪৬. অর্থাৎ কিয়ামতের নিদর্শনাবলী বা আযাব বা এরূপ আর কোন চিহ্ন বা হকিকতকে দুনিয়ার পশ্চাতে 
লুকায়িত নিগৃঢ় সত্য-তত্বকে অনাবৃত করে দেবে যা প্রকাশ পাওয়ার পর পরীক্ষা ও যাচাই এর কোন 
প্রশ্নই বাকী থাকেনা । 


ভি 


এ ০০ SE 


আসবে যে 


Pd ৩০ 25 


, 96১5৬ * N) +2 


০৫ 


ই ওঠে is be 3, 55 ৮১৫ 


সুপ্রতিষ্ঠিত (তুই) আমার রব 


$ ০৮৮৯ ৫ ৬ ০ ও 258 2) 


অন্তর্ভূক্ত ং (বেছি) 
মুশরিকদের সে ছিল না এবং এ 


আল্লাহরই আমার মরণ 
জন্যে 


| তিনিই তাদেরকে বলবেন বে, তারা কি কি করেছে। পর 

[| ১৬০. বন্তুতঃ যে লোক আল্লাহর সমীপে নেক কাজ নিয়ে উপস্থিত হবে তার জন্য দশ গুন বেশী পুরষ্কার রয়েছে। 

টু আর বে পাপের কাজ নিয়ে আসবে তাকে ততখানি প্রতিফল দেয়া হবে যতখানি সে অপরাধ করেছে। আর কারো 

রা উপর যুলুম করা হবে না। 

[| ১৬১. হে মুহম্থাদ। বলঃ-আমার আল্লাহ নিঃসন্দেহেই আমাকে সঠিক-নির্ভূল পথ দেখিয়ে দিয়েছেন, সম্পূর্ণ ও 
| সর্বোভ ভাবে নির্ভুল দীন, যাতে বক্রতার কোন স্থান নেই! এ ইবরাহীমের অবলিত পথ ও পদ্থা; যা সে 

| এঁকাস্তিক নিষ্ঠার সাথে গ্রহণ করেছিল এবং সে মুশরিকদের মধ্যে ছিল না। 

পর] ১৬২. বল, আমার নামায, আমার সর্ব প্রকার ইবাদত অনুষ্ঠানসমূহ৪৭, আমার জীবন ও আমার মৃত্যু সব কিছুই 

সারা জাহানের রব আল্লাহরই জন্য। টি 

্ এখানে 'নুসুক' শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ কোরবানীও হয় এবং সাধারণভাবে বন্দেগী-উপাসনার 


সকল প্রকার- ১১০১ লিপ 3 


PL রে ০৩৪ চির / 6 বাজে হা 
6) | 5 ৩৮ ৬) পি হু ১১০ ৯) & 
| Er ও ৮ ৫৬ সি দ্‌ 
প্রথম আমি এবং i এভাবেই এবং তার কোন শরীক নাই 
nZ b |] 62 
2৯2 ৬০ পরত 212 5 22 
< ১ টে ১৮1 ০১ ০ ৬১৯৯ 
নতি ণঁ আল্লাহ কি বল আত্মসমপণকারীদের 
{অন্যক্যেন) বুজব আমি তত টী , ০ মেধ : 
AMS 2 এ হি ছি... ৬ “৫ | 5 
< (55 এ ১) 5৬ %(৬ ৮ ৬ ১১ 5 
ব্যক্তি প্রত্যেক অর্জন করে না এবং কিছুর সব রব তিনিই অথচ [| 
838, রর 
| ৫4 কপ ৭2 + ৰ ম্‌) 7 এটার রা | 
|) 5 (571 ৫০১ bile vy A) 
দিকে এরপর অন্যের ১০৪৫ লরি দির না এবং ডি এছাড়া 


-£ Ad A ৪০ 
রি এ ১১০০৩ রত রি ০৯৫ ০ : 
Y ৩১ 2৩3 Ladd ৮ শে 


রি রি তদের তন 88 


| ১৬৩. তার শরীক কেট নেই। আমাকে এই নির্দেশ দেয়া-হয়েছে এবং সর্ব থম আনুগত্যের মাথা অবনতকারী | 
| হচ্ছি আমি নিজে। 5 
চন| ১৬৪. বল, আমি কি আল্লাহকে বাদ দিয়ে অপর কোন রব তালাশ করব? অথচ তিনিই সব জিনিসেরই একমাত্র | 


| রব! প্রত্যেক ব্যক্তিই যা কিছু অর্জন করে, তার জন্য দায়ী সে নিজেই। কোন ভার বহনকারী অপর কারো বোঝা 
| বহন করে না৪৮। শেষ পর্যন্ত তোমাদের সকলকেই নিজেদের রবের নিকট ফিরে যেতে হবে। তখন তিনি | 
তোমাদের যাবতীয় মত বিরোধের মূল অবস্থা তোমাদের সামনে উন্মুক্ত করে ধরবেন। 5 


৪৮. ' অর্থাৎ প্রতিটি ব্যক্তি নিজেই নিজের কাজের জন্য দায়ী, একের কাজের জন্য অন্যে দায়ী নয় । i 


EPA পার্পির্টি তো তর ১! 


ES 7১০১ ০০১ 


2 


৫7৯৬ চে 25) 


মেহেরবানও 


[| কোন লোকের মোকাবেলায় অধিক উচ্চ মর্যাদা দান করেছেন। এ উদ্দেশ্যে যেন তোমাদেরকে যা কিছু দিয়েছেন | 
পা তা তিনি তোমাদেরকে যাচাই করতে পারেন। নিঃন্দেহে তোমাদের আল্লাহ শাস্তিদানের ব্যাপারেও খুবই সিদ্ধহন্ত | 
| এবং বিপুল ভাবে ক্ষমাকারী এবং রহমত দানকারীও। 


০৮০০৮ পল 


ভুমিকা 


বিসমিল্লাহির ক্াহমানির রাহীম | 

বাংলা ভাষায়.এ পর্যন্ত পবিত্র কোরআন মজীদের বেশ কয়েকটি সরল অনুবাদ ও তাফসীর প্রকাশিত হয়েছে। 
এসব অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কোরআনের.মৌলিক শিক্ষা জানা অনেকাংশে সহজ হয়েছে। তবে 
যারা দ্বীনি মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে অধ্যয়ন করছেন অথবা ইংরেজী শিক্ষিত হওয়া সত্বেও দ্বীনের দায়ী হিসেবে 
আল্লাহর বান্দাদের মধ্যে দ্বীনের দাওয়াত পৌছে দিচ্ছেন তাদের জন্য সরাসরি আরবী শব্দ বুঝে পবিত্র 
কেরাআনের ভাবার্থ অনুধাবন করার মত তর্জমার অভাব রয়েছে। এ দিকে লক্ষ্য রেখে আজ হতে প্রায় ১৫ বছর 

পবিত্র কোরআনের শাব্দিক তর্জমার কাজ শুরু করি । প্রায় ১৪ বছরের মেহনতের পর মহান আল্লাহ 

দিয়েছেন এ কাজ সম্পূর্ণ করার । 
এ কাজে সব থেকে বেশী সহায়তা পেয়েছি আমার কর্মজীনের শ্রদ্ধেয় সহকর্মী মোহাদ্দেস ও মোফাস্সেরগণের 
যারা আল-আজহার, দামেস্ক, খার্তৃম, পবিত্র মক্কা ও মদীনা শরীফের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছেন। 
মহান আল্লাহ তাদেরকে যথাযোগ্য প্রতিফল দিন। যে সব তাফসীর ও তর্জমার সহযোগীতা নিয়েছি তার মধ্যে 
রয়েছে মিশরের প্রখ্যাত মোফাস্সের মুফতী হাসানাইন মখলুফের কালিমাতুল কোরআন, 
জালালাইন, তাফসীরে ইবনে কাসীর, সাফাওয়াতুত তাফসীর, মা'আরেফুল কোরআন, তাফসীরে আশরাফী, 
পা রা হয সাগর 
ও তর্জ্মায়ে কুরআন । মূলতঃ পবিত্র কোরআনের শাব্দিক তর্জমা করার অনুপ্রেরণা পেয়েছি হযরত 

মাওলানা শাহ রফিউদ্দিন সাহেবের উর্দূ শাব্দিক তর্জমা পড়ে । আমার এ তর্জমার মূল অবলম্বন তার এই বিখ্যাত 
শাব্দিক তর্জমা ৷ এছাড়া মক্কা শরীফের উদ্মুল দ্কুরা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ভূতপূর্ব অধ্যাপক ডঃ 
আব্দুল্লাহ আব্বাস নদভীর Vocabulary of the Holy Quran, মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর প 
মুহসীন খানের Interpretation of the Meanings of the Noble Quran (এতে তাবারী, 
ইবনে কাসীর ও আল কুরতুবীর সার সংক্ষেপ রয়েছে) ও অধ্যাপক ইউসুফ The Quran. 
Translation and Commentry এ তর্জমার ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করেছে। 
তবে শাব্দিক তর্জমা দ্বারা অনেক সময় কোরআনের আয়াতগুলোর মূল বক্তব্য অনুধাবন সম্ভব নয় । তাই 
শব্দর্থের সাথে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রাঃ)-এর তর্জমায়ে কুরআন হতে 
সূরার নামকরণ, শাণে নুজুল, বিষয়বস্তু, ভাবার্থ ও টিকা সংযোগ করেছি যাতে মর্মার্থ বুঝতে অসুবিধা না হয়। 
শব্দার্থ থেকে ভাবার্থ অনুধাবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে । যেমন-(১) কোন কোন শব্দের এক 
জায়গায় এক অর্থ, অন্য জায়গায় অন্য অর্থ করা হয়েছে। স্থান ও প্রসঙ্গ ভেদে অর্থের এ বিভিন্নতা হতে পারে । 
অনেক সময় এ শব্দের আগে বা পরে কিছু সহকারী শব্দ আসার কারণেও এ পরিবর্তন আসতে পারে। (২) 
কোন কোন আরবী শব্দের নীচে আদৌ কোন বাংলা অর্থ নেই। অনেক সময় এ ধরনের শব্দ, বাক্য 
পূর্বে ব্যবহার করা হয়, এর কোন পৃথক অর্থ থাকে না পূরা বাক্যের উপরই এর অর্থ প্রকাশ পায় । (৩) যে সব 
ক্ষোত্রে দুইটি আরবী শব্দ মিলে বাংলা শব্দ হয়েছে, সেখানে আরবী শব্দ দুটোর নীচে মাঝখানে বাংলা 
প্রতিশব্দটি সেট করা হয়েছে। (৪) কোন কোন শব্দের নীচে বা আগে-পরে বাংলা শব্দ দেওয়ার পর বন্ধনীর 
মধ্যে আরও কিছু শব্দ যোগ করা হয়েছে, যাতে অর্থটি আরও স্পষ্ট হয়ে যায় । (৫) পবিত্র কোরআনে 
আখিরাতের বিশেষ বিশেষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে অতীত কাল ব্যবহার করা হয়েছে- এগুলো এমন, যেন ঘটনাটি 


৫2% ঘটেই গিয়েছে। এতে আর কোন সন্দেহের অবকাশ নেই । এভাবে আখিরাতে, ভবিষ্যতে ঘটবে এমন কিছু 


কিছু বিষয়ে পবিত্র কোরআনে ক্রিয়ার অতীত কাল ব্যবহার হলেও তর্জমায় ভবিষ্যত কাল (অর্থাৎ এমন ঘটবেই) 
ব্যবহার করা হয়েছে । মোট কথা হলো, পবিত্র কোরআনের অর্থ শিক্ষার ক্ষেত্রে শব্দার্থের সাথে মর্মার্থ অবশ্যই 
পড়তে হবে। এছাড়া সূরার নামকরণ, শাণে নুজুল, এতিহাসিক পটভূমিকা ও বিষয়-বস্তু পড়ার পর পবিত্র 
কোরআনের আয়াতগুলো অর্থসহ অধ্যয়ন করতে হবে । এভাবে কমপক্ষে দু'-তিন পারা বুঝে পড়তে পারলে 
অন্যান্য অংশের অর্থ অনুধাবন করা করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ ৷ এর পরও গভীর ভাবে কোরআন মজীদ 
অনুশীলনের জন্য কোন নির্ভরযোগ্য তাফসীরের সাহায্য নেয়া প্রয়োজন । তবে পবিত্র কোরআন অনুশীলনের 
জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল বাস্তব ময়দানে দ্বীনের দাওয়াত পেশ ও নিজের জীবনে তা বাস্তবায়ন করা । 
এভাবে পবিত্র কোরআনের মর্মার্থ তার অনুশীলনকারীর সামনে সুস্পষ্ট হয়ে উঠবে। মহান আল্লাহ আমাদের 
: সবাইকে এর তৌফিক দান করুন । 

সর্বশেষে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সীমাহীন শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এ কাজের 
তৌফিক দান করেছেন। এতে যা কিছু অনিচ্ছাকৃত ক্রটি হয়েছে তার জন্য তারই কাছে ক্ষমা চাচ্ছি। আর এ 
প্রচেষ্টাকে তিনি যেন আমার নাযাতের অসিলা বানান-এ দোয়াই করছি! 


শাবান ১৪২২ 
কার্তিক ১৪০৮ মতিউর বহমান খান 


শভেম্বর-২০০১ ভেদ্দো 


COORD Om MLL POD 
$৪6৮৮৮৬৯৬৬$৬৬ 
৫১৫১৫১০৫৫১৫ 
BELA SNK LK NRRL 
CXL NNN CLE 
৭৫৫ mmm COMO 


১৩, 


৪৫ 


৫১৩ 
৪৪ 
৪৮ 

৫৬ 


৫ 
৫ 
$৫ 
CD) 
৫ 


৫১১ 
ক 


৫৯৫ 
bo 
Ka 

( 
০ 


টি 
৯ 

ee 

6 


এ 


৫ 
bt 


১ 
রি 


0 


৫১ 
উজ, 
LLL 
ক 
১০ 


৪৬ 


১, 
ক 


> 


Comm Om 
oS 
১১৫১ 
[৬৬ 
0৩ 
১০৩১০, 


১০৯ 
১৬৪ 


{2% সূরা “আল-আ'রাফ-৭ ৫ পারা-৮ ১%$% 
৫১, 


৬৬, ৯৮ 
৫৫840, 

£88 সূরা আল-আ'রাফ £88 
2 নামকরণ 800: 
$4 এই সূরার নাম ‘আল-আ'রাফ' এই জন্যে রাখা হয়েছে যে, এই সূরার পঞ্চম রুকুর এক জায়গায় 2 
$$$ আস্হাবুল আ'রাফ - আ'রাফবাসিদের কথা উল্লেখ করা হয়েছে। এর দরুন এরূপ নামকরণের অর্থ $$$ 
৫ দাড়ায় যে, এ এমন একটি সূরা যাতে আ'রাফবাসিদের কথা উল্লেখ করা হয়েছে। $$$ 
ই নাযিল হওয়ার সময়-কাল $I 
1 এই সূরায় আলোচিত বিষয়াদি সম্পর্কে গভীর দৃষ্টিতে চিন্তা করলে মনে হয় যে, সূরা আল-আন'আমের$$$$3 
$$$ নাযিল হওয়ার যে সময়-কাল, এই সূরার নাযিল হওয়ার সময়-কালও ঠিক তাই । কিন্তু এই সূরা দুটির: 
$$$ কোনটি প্রথমে নাযিল হয়েছে আর কোনটি পরে তা নিশ্চিত করে বলা যায় না। মোটামুটি ভাবে এই $888: 


০০, 
1৫৫৫৫ সূরার বর্ণনাভংগী হতে একথা সুস্পষ্ট রূপে অনুমিত হয় যে, এই দুটি সূরা, একই সময়-কালের সাথে $৫৫9৫ 


COO ১ 

€€€%€ সম্পর্কিত এ কারণে এর এতিহাসিক পটতুমি বুঝবার জন্য সূরা আল-আন'আমের শুরুত লেখা ভুমিকা $১৫৫৫ 
ভীত, ৩৫৭৯৭ 
$ ১ মনে রাখাই যথেষ্ট হবে। OOO 
$$ 111 
$$ আলোচ্য বিষয়-সমূহ 05: 
৫ এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে নবুয়্যত ও রেসালত এর প্রতি ঈমান আনার দাওয়াত । সমস্ত $$$ 


৮৫ আলোচনার মোদ্দাকথা হচ্ছে লোকদেরকে আল্লাহ প্রেরিত নবী-পয়গন্বরদের আনুগত্য ও অনুসরণ $$$ 
$$$ করার জন্যে উদ্বুদ্ধ ও উৎসাহিত করা। কিন্তু এই আহাবানে ভয় প্রদর্শনের ধরণটা খুবই সূস্পষ্ট। 33228 
$$৫$%< কেননা যাদের লক্ষ্য করে কথাগুলি বলা হয়েছে তারা হল মক্কার অধিবাসী ৷ এক দীর্ঘকাল ধরেই $$$ 
১8 নানাভাবে তাদেরকে এ কথা বুঝানো হচ্ছে। কিন্তু তার প্রতি তাদের অমনোযেগিতা, যিদ ও 18 


PLL ৬৪, 
$$$ হঠকারিতা এবং বিরুদ্ধ প্রবণতা এমন চরম সীমায় পৌছেছিল যে তাদের লক্ষ্য করে কথা বলা ৫142 
9% অনতিবিলম্বে বন্ধ করে অন্য লোকদের প্রতি লক্ষ্য আরোপ করার জন্যে নবীর প্রতি নির্দেশ আসার $$$ 
+৫৫9৫ সময়ও নিকটবর্তী হয়ে পড়ে । এ কারণে বুঝাবার ভঙ্গীতে নবুয়্ৎ ও রেসালাতের দাওয়াত কবুল করার $৫৫৭ 


১$৫$$৫ আহ্বান জানানোর সংগে সংগে তাদেরকে এও বলা হয়েছে যে, আজ তোমরা নবীর সংগে যে ধরনের -$$$$ 
{$$$ ব্যবহার করছ, তোমাদের পূর্ববর্তী লোকেরা তৎকালীন নবী-পয়গ্বরগণের সংগে অনুরূপ আচরণ করে $$$ 


ও তাদের প্রতি বলার 
(8? তার! অত্যন্ত খারাব পরিণতির সন্মুখীন হয়েছিল। আর যেহেতু তাদের প্রতি বলার মত কথা পরায়: 
(8$$ সম্পূর্ণই হয়ে গিয়েছিল, এজন্য ভাষণের শেষাংশে মক্কা বাসিদের পরিবর্তে আহলি-কেতাবদের ,$ $$$ 
(৫: সম্বোধন করে কথা বলা হয়েছে । এক জায়গায় তো সারা দুনিয়ার, লোকদেরকে সাধারণভাবে $$$ 


১ ৫১৯ 
৬৬ 
LL 
৬৬. 
SoS 


সম্বোধন করে বাণী পেশ করা হয়েছে। এ থেকে বুঝা যায় যে, তখন হিজরতের আর বড় বেশী দেরী 
নেই এবং নবী যে কালে কেবল নিজের নিকটবর্তী লোকদের লক্ষ্য কয়ে! কথা বলেন, সেই কালটি 
প্রায় শেষ হয়ে এসেছে । আলোচনার উদ্দেশ্যে কোথাও কোথাও ইয়াহুদীদের লক্ষ্য করে কথা বলা 
হয়েছে। এর দরুন নবুয়্যতের আর একটি দিগন্ত উজ্জ্বল হয়ে উঠছে 1,তা হচ্ছে, নবীর প্রতি ঈমান 
আনার পর তার সংগে মুনাফেকী করা, আনুগত্য ও অনুসরণের দৃঢ় প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভংগ 
করা এবং হক্‌ ও বাতিল-এর মৌলিক পার্থক্য জেনে ও বুঝে নেবার পরও বাতিল নীতিতে আত্ম নিমগ্ন 
হয়ে থাকার পরিণাম অত্যন্ত ভয়াবহ । 
এই সূরার শেষ ভাগে নবী করীম (সঃ) এবং তার. সংগী-সাথীদের প্রচার-পদ্ধতিতে অনুসৃত বিশেষ 
বিজ্ঞানসম্মত পন্থা ও বুদ্ধিমত্তা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ হেদায়াত দেওয়া হয়েছে ৷ বিরুদ্ধবাদীদের 
উত্তেজনা দান ও অত্যাচারমূলক কর্মতৎপরতা মুকাবিলায় অত্যন্ত ধৈর্য ও সহিষ্ণুতার নীতি গ্রহণ এবং -$ 
ভাবাবেগের বন্যা-প্রাবনে ভেসে গিয়ে আসল উদ্দেশ্য ও লক্ষ্যের পরিপন্থী কোন পদক্ষেপ গ্রহণ নাস 
করার জন্যে বিশেষভাবে নসীহত করা হয়েছে। $$ 
ডি 


0 


৬ 
ডং ৫ 
RASS 
CX 


৫৫ 
৫ 
() 

টি 


Om Om CO a O nO nO ৫১১ 
SEOESCCSES 
OO nO nO nO nC nO nO nO 
৫৫ $$-$৬-৫% 
ক$$উ৩$৬৬ক 
ক 


<) 


0 
8১৫ 


৫) 


(2S 
৪৬৬ 


> 
6 
ধর $0 
Comm) oO) 


* শবব্দার্থে কুর-৩/২__ 


Ed 
I) 


6 a > J 
EET 6০05৯ 572০ (০) 


oss ৬) abl 


তোমার মধ্যে হয় অতএব তোমার নাযিল করা (এই) আলীফ-লাম 
মনের না(যেন) প্রতি হয়েছে কিতাব মীম-সাদ 
22% পতি, 557 1৪ (422) 42০ G77 
%5) ০ ০১৮০৮ ৬৮১ 5 2১৬০ Ls A> 


তোমরা মুমিনদের (এই কিতাব) এবং তা দিয়ে তুমি তা কোন 


অনুসরন কর জন্যে উপদেশ যেন সতর্ক কর হতে সংকোচ 
চার ‘29 ৫ A 1 Ed (০৫ 5৬ Et AR 
3202 1৯০ 8 এ 29 ৩2 ৮৩) ০১7 ৬ 
তাকে ছাড়া তোমরা না এবং তোমাদের পক্ষ তোমাদের নাযিল করা যা 
অনুসরণ করো রবের হতে প্রতি হয়েছে 
৫14১4 শত ও এ এপার্ল ৮ ১৮৭ ৪৫06১ ৫ এত 
[9441 24% ০ 59086 ৩ ১ ৮505 
তা আমরা জনপদ কত এবং তোমরা উপদেশ যা কিন্তু! (অন্যান্যদেরকে। 
ধ্বংস করেছি (সব) খ্ুহণ কর অল্পই অভিভাবকরূপে 
৮১৫ 22 24 £(// ৫৮1৫ ৫৫৮ 
০০$৩৩ ০১ 5 ঢঙে ৫ ৬ 
দুপুরে বিশ্রাম তারা অথবা রাতের আমাদের তার উপর 
গ্রহণকারী (ছিল) বেলায় শাস্তি তখন এসেছিল . 


১। আলিফ লা-ম মী-ম সা-দ। ২। এটা একখানি কিতাব, এ তোমার প্রতি নাযিল করা হয়েছে। 


অতএব হে মুহাম্মদ! তোমার ‘দিলে’ এর জন্য যেন কোনরূপ কৃষ্ঠা না জাগে ১) এ নাযিল করার 
উদ্দেশ্য এই যে, এ দিয়ে তুমি (অমান্যকারীদের) ভয় দেখাবে এবং ঈমানদার লোকদের জন্য এ 
হবে উপদেশ। ৩। হে লোকেরা! তোমাদের রবের তরফ হতে তোমাদের প্রতি যাকিছু নাযিল 
করা হয়েছে, তা মেনে চল এবং তাঁকে বাদ দিয়ে অপরাপর পৃষ্ঠপোষকদের অনুসরণ অবলম্বন 
করো না। কিন্তু তোমরা উপদেশ খুব কমই মেনে থাক। ৪। কত সব জনপদ আমরা ধ্বংস করে 
দিয়েছি। সেখানকার লোকদের উপর আমাদের আযাব সহসা রাতের বেলা এসে পড়েছে; কিংবা : 
দিনের বেল! এসেছে যখন তারা বিশ্রাম গ্রহণ করতেছিল। 


১. অর্থাৎ কোন দ্বিধা ও ভয় না করে মানুসের কাছে এটা পৌছে দাও এবং বিরুদ্ধবাদীরা কিভাবে 
তা গ্রহণ করবে বা এর সংগে কি ব্যবহার করবে সে সম্পর্কে মোটেই পরোয়া করো না। 


৫) 


০০৪৮৩, (৫৩ 
৬৩5৬ 
৫৬ 
৪৬৪ 
PY 
(৩৫১৭৩ 


১ 
৫১ 


০. 
৫৫ 
৫ 


রি 
৫ 
৫ 

৫১৫ 
৩ 


১৫১ 
১ 


১ 
৫ 
রী 


এ 


৫৫ 
৯৫৬ 
bt 

ক 
৫ © 
90.9.9: 


+ 


৫ 
be) 


এ, 


$ 
bd 


কী 
চটী 
৬৫ 


০, 


টিক 


৬ 
৫৫ 
CPS 


৪9৫৫ সূরা ‘আল-আ'রাফ-৭ ৭ 


ভি হিট শা ছি, ৮ সি 2 
শু ৬১1০৫ ১৬ ১) 
যে এছাড়া আমাদের তাদেরকোছে) যখন তাদের আর্তনাদ ছিল : 

শাস্তি এসেছিল (কথা) না 


৩৮1 Gi 646০ ০৪৯১৬ উ্ 


hs 


£2 2 Ad KL GUL Y 03,0333 পার্টির 


$ ৮০৫ ০৩ ১৮০৫৯৩১0 ০১১০১ ৬০৯৩ 


. আমরা না আর জ্ঞানের তাদের আমরা অঃপর রস্লদেরকেও আমরা অবশ্যই 


ছিলাম ভিত্তিতে কাছে ঘটনা বর্ণনা করবই জিজ্ঞাসা করব 


C22 


২) ১৫5৫ তপ্ত জু ed 5 ১৫ ৮১৫ 
22515 ৩৫৪ 0৫ ০৪০০ 9১%% ০35 2 ০9০৮ 


তার পাল্লাসমৃহ ভারী অতঃপর যথার্থই সেদিন ওজন এবং অনুপস্থিত 
(নেকী হবে যার (হবে) 
8925) পর এ ছু 2/7 / 39,2293, 22 লা 
3215০ ৬০ ৩ ৩ ৩ ০১৯৮৮০ পহি ৬১৩ 
তার পাল্লাসমূহ হান্ধা যার এবং সফলকাম তারাই অতঃপর 
(নেকীর) হবে (হবে) এসব লোক 
দন ESCA দর 329/22/ "532 পু পাকি ও € রশ 4৫ 
ও ly ৪ ~~ bes oY ১৬ 
আমাদের তারা একারণে তাদের ক্ষতিগ্রস্থ (তারাই) অতঃপর 
নিদর্শনাদির সাথে ছিল যা নিজেদেরকে করেছে যারা এসব লোক 
পণ ১৯৪৫ 
O ০১৮১৯ 
যুল্ম 
করত 


৫. এবং যখন আমাদের আযাব তাদের উপর এসে পড়ল, তখন তাদের মুখে একমাত্র ধ্বনি ছিল- 
“আমরা বাস্তবিকই যালেম”। ৬. অতএব এটা অনিবার্য যে, আমরা সেই লোকদের নিকট 
অবশ্যই কৈফিয়ত চাইব যাদের প্রতি আমরা নবী-রসূলদের পাঠিয়েছি। আমরা নবী-রসূলদেরও 
অবশ্যই জিজ্ঞাসা করব(যে, তারা পয়গাম পৌছার দায়িতৃ কতদূর পালন করেছে এং তারা তার কি 
জবাব পেয়েছিল)। ৭. অতঃপর আমরা পূর্ণ জ্ঞানের ভিত্তিতে সমস্ত কাহিনী তাদের সামনে পেশ 
করব। আমরা তো কোথাও লুকিয়েছিলাম না। ৮. আর ওজন সেদিন নিশ্চিতই সত্য-সঠিক ২ 
হবে। যাদের পাল্লা ভারী হবে, তারাই কল্যাণ লাভ করবে। ৯. আর যাদের পাল্লা হাঙ্ধা হবে, 


তারা নিজেরাই নিজেদেরকে মহাক্ষতির সম্মুখীন করবে। কেননা তারা আমাদের সাথে 
যালেমদের ন্যায় আচারণ করছিল। 


২। অর্থাৎ সেদিন আল্লাহর ন্যায়ের তুলাদন্ডে 'হক' ছাড়া -কোন কিছুরই ওজন থাকবে না। এবং 
ওজন ছাড়া কোন জিনিস ‘হক’ হবে না। যার সংগে যতটা “হক' থাকবে তা ততটা 'ভারী' হবে 
এবং ফায়সালা যা কিছু হবে তা ওজন অনুযায়ী হবে, অন্য কোন কিছুর সামান্যতমও গুরুত্ত দেয়া 
হবে না। 


৬.৬ 
০ 
১ 


১. 


৫ 


ক 
৫৩. ১ 


৫% 
CLLR 


9.0 

৫৫ 
ক 
চি 


532৯ 2০9০ Wy 


পা 
ESL) 


কিউ ০৮৫১০ টি 

OCOD ত্র পর্ত এ 2 AIG Ed পার্ট 
৪৯৬৬ Sn ৰ ১৫ দি 
৬৬ 0৬ চারশ | (০2 Rr ১ SEL) |) 1১৬৩১ 


CS চি ৪৮৬৩৬ 
৫ (আল্লাহ) সিজদাকারীদের অন্তর্ভূক্ত সেহয় ইবলীস ব্যতীত তারা অতঃপর (8: 


% 6 06 এ 8, ৫৫ $ ৫৫০ এ 


বলল নির্দেশ দিয়েছি (আদমকে) না বিরত করল 
ANE NE CAEL 4 NE 2 021d 220 
U 0) 5৪ (৩৮৪ 4৩৪৩ এ AN CAT ue $$ 
(আল্লাহ) মাটি হতে তাকে আপনি এবং আগুন হতে আমাকে আপনি তার | 
2 সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন চেয়েও (৫ 
৪ 
= হার ৫৫৮2 ডু ও 
ৃ ৩ ও HE Sl OH ৩ ৬2 Bl 
৮ রে অতএব এক্ষেত্রে অহংকার যে তোমার এখান তুমি তাহলে $338 
(৫ বের হও করবে তুমি (অধিকার) be থেকে নেমেযাও $৫$%$২ 
88888 
০১০০ ৫৫ 
$$ $$ আমরা তোমাদেরকে যমীনে ক্ষমতা ইখতিয়ার দিয়ে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য এখানে $$$ 
১% জীবনের সামগ্রী সংগ্রহ করে দিয়েছি। কিন্তু তোমরা খুব কমই শোকর আদায় কর। স্রচ্ক্ু-০২ $$$ হু 
৫ 


[45 ১১. আমরা তোমাদের সৃষ্টির সূচনা করেছি, তার পর. তোমাদের রূপ দান করেছি, অতঃপর 
208%, ফেরেশতাদের বলেছি £ আদমকে সিজদা কর। এই আদেশ পেয়ে সকলে সিজদা করল। কিন্তু (2 
১1 ইবলীস সিজদাকারীদের মধ্যে শামিল হল না৩। ১২. জিজ্ঞাসা করলেনঃ “সিজদা হতে তোমাকে 2 
৮ কোন জিনিস বিরত রাখল, যখন আমিই তোমাকে ইহার হুকুম দিয়েছিলাম ।” বলল “আমি তার 0 
৮ ক৬৮৬৬ 
(1 অপেক্ষা উত্তম। তুমি আমাকে আগুন হতে সৃষ্টি করেছ, আর তাকে করেছ মাটি দিয়ে”। ১৩. $$$ 
£22%%' বললেনঃ “তাহলে তুমি এখান হতে নীচে নেমে যাও। এখানে থেকে অহংকার দেখাবার তোমার 222 
কোনই অধিকার নেই। বের হয়ে যাও; ৮০৮৬৬ 


৩। এ দ্বারা এ বোঝায় না যে ইবলিস ফেরেশতাদের অন্তর্গত ছিল। যখন পৃথিবীর ব্যবস্থাপনার ee 


পরিচালক ফেরেশতাদের আদমকে সেজদা করার হুকুম দিয়েছিলেন তখন তার তাৎপর্য এও ছিল যে, (8: 
ফেরেশতাদের ব্যবস্থাধীন সমগ্র সৃষ্টিলোকও আদমের আনুগৃত্য মেনে নেবে। এই সৃষ্টি লোকের মধ্যে (1412 
কেবল ইবলিসই অগ্রসর হয়ে এ ঘোষণা করলো যে সে আদমের সামনে শির অবনত করবেনা। (8৫ 


82 সুরা 'আল-আ'রাফ-৭ ৯ পারা-৮ $$$ 


2278 “ঠা 2158 সহ যাবে, 
22522 2% 9১ BIB 06 ০০৯৯6? এ KE 


(যখন) পুনরুথি ত (এ)দিন পর্যন্ত আমাকে (ইবলীস।) অধমদের অন্তর্ভুক্ত তুমি $8 
করা হবে অবকাশ দিন বলল নিশ্চয়ই ১৫৫৫০ ) 
167 ব্য রা 72 1{292, 7 ৫15 AL BELEIL 
১৬৮ ০৯ ০৬ 20558 05 ৬১৮ 0৩ চু 
আমাকে আপনি অতঃপর সে বলল অবকাশ অন্তর্ভুক্ত তুমি (আল্লাহ্‌) ee 
(৫ গোমরাহ করলেন যেহেতু প্রাপ্তদের নিশ্চয়ই বললেন ॥ 
0.0.0.0 Ved 5 
0.0.0 LLY রে শে 22 NMA চা ৫০০৫৫ 
SEIS MELD SOILS BR ০৩৩ 
তাদেরকাছে অবশ্যই এরপর (যা) তোমার তাদের আমি অবশ্যই 
আমি আসবই সরল সঠিক পথে বিরুদ্ধে ওৎ পেতে বসবই 
2 স্পা 3d EX ww 20 at 2 S24 B77 কত (5 ৬ 
৮৪2 ৬ 5 ৮$৮৬ ৩2 / (৮৫১৬1 9৮ ৩ 
তাদের হতে ও তাদের হতে ও তাদের সামনে 
] এ. পিছন উপ 
৮৩ £ 22/4 522 ANZ 5 4.2 
9০5১৯ ৮১১৫ ৬৪০ ৯) 5 ৮ $১-১ ৩ 
শোকরকারী তাদের পাবেন না এবং তাদের হতে 
রূপে অধিকাং 


বামদিক 
৫ পর 4 32/4 0065524৫116 5522 0/2 রা 
০১) ৩৮১ ৮1১৯৩৩৬৩৮৩৩ ৩৩ 2 
তোমাকে অবশ্য বিতাড়িত ধিকৃতরূপে এখান তুমি 
অনুসরণ করবে যে হয়ে হতে বেরহও বললেন 


৫৩৮৩৫ 2 ATA FACIL 
৫১ ui? ৫ ই ৩০৩৯) 


১ 

রি সবাইকে তোমাদের জাহান্নামকে আমি অবশ্যই 

উ (দিয়ে) মধ্যকার পৃণকরব 

টু 

$৫৬$ 

++ মূলতঃ তুমি তাদেরই একজন যারা নিজের অপমান-লাঙ্নাই কামনা করে”৪ । ১৪. শয়তান বললঃ 

$৫ “আমাকে সেইদিন পর্যন্ত অবকাশ দিন, যেদিন এসব লোক পুনরুথিত হবে।” ১৫. আল্লাহ ৫ 
$$ বললেনঃ “তোমার জন্য অবকাশ রইল” ১৬.-১৭. শয়তান বললঃ “আপনি যেমন আমাকে 512 
টে গোমরাহীতে নিমজ্জিত করে দিয়েছেন, আমিও এখন আপনার সত্য-সরল পথের বাঁকে এই 9৫% 
$$$ লোকদের জন্য ও পেতে বসে থাকব; পিছনে, ডানে ও বামে সকল দিক হতেই তাদেরকে ঘিরে ৫৫৫৫ 
$I ফেলব। এবং আপনি এদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না1” আল্লাহ বললেনঃ “বের হয়ে যাও $$$ 
4 এখান, হতে, ধিকৃত ও বিতড়িত হয়ে। নিশ্চিতই জেনে রেখ, এদের মধ্যে যারাই তোমার আনুগত্য- $+৫% 
$$$ অনুসরণ করবে তাদেরকে ও তোমাকে দিয়ে জাহান্নাম ভর্তি করে ফেলব। ৮ 
রর ৬), রক্ত 

$$ ৪। মূলে (% 'সাগেরীন শব্দ ব্যবহৃত হয়েছে। 'সাগির' শব্দের অর্থ 


OOOO ] 5 
$2994 অর্থাৎ যে স্বেচ্ছায় অপমান লাঞ্কনা ও ক্ষুদ্রত্ব নিজের জন্য গ্রহণ করে। আল্লাহতা'আলার হুকুমের 


$$$ তাৎপৰ্য £ বান্দা ও সৃষ্ট হওয়া সত্তেও তোমার নিজের বড়াই ও অহংকারে মত্ত হওয়ার অর্থ হচ্ছে- তুমি 
নিজেই লাঞ্কিত ও অপমানিত হতে চাচ্ছ। 


৫ 
৫4 
৫৫৫৩ 


PPP) 


২] 
ন 

৫ 
৪৬ 
$$ 
রা 
৫৯ 


রা 'আল-আ'রাফ-৭ ১০ 


SE 227 2 ৫5৫ পা ৩ পরত 1 22. 
6 2 ৫2৫1 রর র্ এপ Ad ৮ DO 
৩: EtG) ৬৪) 5 ৬০০) 5৭ এ রি 5 ₹ 
যেখান থেকে অতঃপর জান্নাতে তোমার ও তুমি হে এবং কং 
দুজনে খাও স্ত্রী আদম $+ 

রি ৫৮৫৫ ৫৫ ৫ ১. MEL শা OT 22 $0438 

অন্তর্ভূক্ত তাহলে গাছের এই দু'জনে না তবে তোমরা 1%$%€ 

দুজনে ba নিকটে হবে দুজনে চাও 7৫৫৫৫ 

OnG anno 

/ Ns 22 ৮114 গন পাও রর 

৮৫ ক = 007 

৮ 6১৪ 98৯0 LS Fm © ০2৯৮) 2 

যা তাদের se পায় শয়তান তাদের অতঃপর যালেমদের 2 

দুজনকে কুমন্ত্রণা দিল SESS 


© 
নী সী 


দুজনের 
2 5 
LY 14 ৫ fe ১ ৩০৩৫ রা 
তোমাদের দুজনকে না (শয়তান) এবং তাদের দুজনের তাদের দুজন গোপন রাখা 
নিষেধ করেছেন বলল লজ্জাস্থানগুলো হতে হয়েছিল 


উরে ৫6 ST) চা ও ২৪ ৫৫ 
হতে 


এছাড়া গাছ রি 


৫১৫১ 
৪৬৯৬ 


$২ 
ডি 
এ 


হু 
চু: 
3 
গর 


১৫ 


=! 
্ 
রব 


29 Gils 92 SIG 


নিশ্চয়ই তাদের দুজনের কাছে এবং হা লেল অন্তর্ভূক্ত তোমরা 
দুজনে হবে 


222 | /৬ / ¥ 72 ২ ৮4 rel 

J ৬৮৩৩ ০A ২০৪ [০ 
ধোকা দ্বারা তাদের দুজনকে এভাবে কল্যাণকামীদের অবশ্যই তোমাদের € 
সে অধঃপতিত করল অন্তর্ভুক্ত দুজনের জন্যে $$ 


~~ 
0৫ 2 ডি 
১০০৫১ 
22 GL om 


$% 


৯ 
০ 


Ey 
Ee) 
হু 
ধু 


১৫, ১ =) 
৪৮৮৮৬৬৬৬৬৬৬ 
[pl 
৬. 
৬ 
4 


১৯. “এবং হে আদম! তুমি এবং তোমার স্ত্রী উভয়েই এই জান্নাতে বসবাস কর, এখানে তোমাদের 
মন যা চায় তা খাও, কিন্তু এই বৃক্ষের নিকট ভুলক্রমেও যাবে না। অন্যথায় যালেমদের মধ্যে গণ্য হয়ে 
পড়বে। ২০. অতঃপর শয়তান তাদেরকে বিভ্রান্ত করল, যেন তাদের লঙ্জাস্থানসমূহ যা পরষ্পরের 
নিকট গোপনীয় করা হয়েছিল, তা তাদের সামনে খুলে দেয়। সে তাদেরকে বললঃ “তোমাদের রব 
যে তোমাদেরকে এই বৃক্ষের নিকটে যেতে নিষেধ করেছেন, তার কারণ এ ব্যতীত আর কিছুই নয় 
যে, তোমরা যেন ফেরেশতা হয়ে না যাও, কিংবা তোমরা যেন চিরন্তন জীবন লাভ করে না বস।” 
২১. এবং সে শপথ করে তাদেরকে বলল, “আমি তোমাদের সত্যিকারের কল্যাণকামী ।” ২২. এভাবে 
ধোকা দিয়ে সে দুজনকে অধঃপতিত করল। 


LIKI সূরা ‘আল-আ'রাফ-৭ ১১ পারা- ৮ ৮4 
১৮৫৬৫ 


1৮৭ ৮৫ 15১৮ Bd রর নর 

৫৫ As | 2 রত 2 EA রা প্রা 

২৮৩ রি নারি 

(4 5 Cl. ery ত I) 15 
$৬৬৮7578/5/8589255555 বৃক্ষটির দুজনে স্বাদ অতঃপর 
1:8৩ লজ্জাস্থানগুলো কাছে পেল (ফলের) নিল 

৩০৩ 

YS 1 


Om 

LE nes tip 0/2 পাত ৫. পার্ল ১ 2 
CO রি ০ ্ রি 
৬৪১৬ 2 all G03 ০ Le ১৮৪ 


POO পা 
££ তাদের এবং জান্নাতের পাতা দ্বারা তাদের দুজনে আবৃত দুজনে 
দৃ্জনকে ডাকলেন দুজনের উপর করতে শুরুকরল { 
25৫ ৫. শর্ত ও ৫০ রি রা টে 8 23 
05 2 8 ১০৮ ৮ ডি %) 2 
(818 আমি এবং বৃক্ষ এই থেকে তোমাদের দুজনকে নাই কি তাদের 2 
$$ বলি (নাই) £৫৫ 


৫১৫৯০৫-৫ 
ডক, (৫৫০ 
SOS 1 


৩, 

$$$ আমাদের রব দুজনে বলল 
৩৫৫ 

2 0৫৫ ৮৫ 

৫১৫৫১ 

কক ৯০১ 
কউ, 


৫" eh SOE ৫ 


* অপরের জন্য তোমাদের 2 অবশ্যই 
একে নেমে যাও বললেন টা 


5 । Gud KL 6৫৫. ১5 তু 

$$$ O ৩৯ চি 2 চি নার $ 55% 

$9 নিৰ্দিষ্ট পৰ্যন্ত জীবন ও বসবাস পৃথিবীর মধ্যে তোমাদের এবং 

21 AEE ১৮ ১০৮১০ $8: 
4৫ শেষ পযন্ত তারা যখন বৃক্ষটির স্বাদ আস্বাদন করল, তাদের গোপণীয় স্থান পর্পরের নিকট উমুক্ত হয়ে ১৫% 
$% £ গেল এবং তারা জান্নাতের পত্র-পলুব দিয়ে নিজেদের শরীর ঢাকতে লাগল। তখন তাদের রব $$ 
$$$ তাদেরকে ডেকে বললেনঃ “আমি কি তোমাদেরকে এই বৃক্ষের নিকট যেতে নিষেধ করিনি? আর ৮৫৫ 
45 বলিনি যে, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন?” ২৩. উভয়ে বলে উঠলঃ “হে আমাদের রব আমরা $499 


নিজেরাই নিজেদের উপর যুলুম করেছি। এখন তুমিই যদি আমাদের ক্ষমা না কর আর আমাদের প্রতি $$ 
রহম না কর, তাহলে আমরা নিশ্চিতই ধ্বংস হয়ে যাব৫। ২৪. বললেনঃ “নেমে যাও, তোমরা £$$2 
পরম্পরের দুশমন। আর তোমাদের জন্য এক বিশেষ সময়কাল পর্যন্ত যমীনেই বসবাসের জায়গা ও ? 
জীবনের সামগ্রী রয়েছে।” 


বত ৫। এর দ্বারা বোঝা যায় মানুষের মধ্যে লজ্জা শরমের অনুভূতি তার প্রকৃতিগত, এর প্রাথমিক প্রকাশ হচ্ছেঃ 
১০৫৫99 মানুষের নিজের দেহের বিশেষ বিশেষ অংশকে অপরের সামনে উনুক্ত করতে প্রকৃতিগতভাবে লজ্জা অনুভব ; 
(125? করা। এজন্যেই মানুষকে তার প্রকৃতি ও স্বভাবের সোজা সরল রাস্তা থেকে বিচ্যুত করার উদ্দেশ্যে শয়তানের 
৪৮৬৬ সর্বপ্রথম ঢাল হচ্ছেঃ মানুষের এই শরম ও লঙ্জাবোধের উপর আঘাত হানা, নগ্রতার পথ দিয়ে মানুষের জন্য 
৮১1 প্রকাশ্য জঘন্যতা ও অশ্লীলতার দরজা মুক্ত করা ও কোন প্রকারে মানুষকে ত্রষ্টাচারে লিপ্ত করা। উপরস্তু এর 
(29-94% দাবা এটাও জানা যায় যে উচ্চ ও উন্নত অবস্থায় পৌছার জন্য মানুষের মধ্যে প্রকৃতিগতভাবে এক আকাংথা 
পূ ৫% বর্তমান;-এই জন্যই শয়তানকে মানুষের সামনে হিতাকাঙ্খীর ছদ্মবেশে এসে বলতে হয়েছিলঃ “আমি তোমাকে £ 
চু অধিকতর উন্নত অবস্থায় সমুন্নত করতে চাই।” এছাড়া এর দ্বারা এ কথাও জানা যায় যে, মানুষের যে বিশেষ ; 
ঠা সদগুণ মানুষকে শয়তানের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করে তা হচ্ছেঃ মানুষ দোষ-ক্রটি ও অপরাধ করে ফেললে { 
11? লজ্জিত হয়ে ভার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, 285 

$+ অবস্থায় নিক্ষেপ করেছিল তা হচ্ছেঃ সে দোষ করা সত্তেও আল্লাহতা'আলার সামনে একগু প্রদর্শন করে { 
পু বিদ্রোহ ঘোষণা করতে পিছপা হয়নি। 


SELEY 
EELS 
গজ 

Comm 


৫১ 


যেত 
জের 
14৫৮৪% 
OOO OOOO OO OOS Roos 


৯, 


১.0. 


$-৫ 
$% 

১০ 
০ 


22 সূরা 'আল-আ'রাফ-৭ ১২ পার” 82 
$$ 238722 0/2 7 লি 1৫৬০ dA Iasi ৫ ৰ 2 
2 6০5৩ 5 29৮85 2 ১ ৬১১৯৩ ২ 22 
7 তোমাদের তা থেকে ও ৬ করবে তার ও জীবিত থাকবে তার তিনি 14৭2 
6 ৫$$$ কী ৩৫১০ 
ট১+ বের করা হবে মধ্যে তোমরা মধ্যে বললেন £%£%2 
0 2 f Z 1 হর 
১ w ৰ ষ্ঠ 2 EES শর্ট পপ ] ১৫১ রর 
১9৭৭% রত র 4 এ ou ৮৫ ১০৫৯ ৫১ 
জি: 55) Ed ৩ ৬৬ ১১ LSI $8938 
ELLY রণ KELSO 
$$$ ঢাকতে পোশাক তোমাদের আমরা চি নিশ্চয়ই আদমের সন্তান হে $$ 
$$ Xe উপর করেছি Y ঠ 
(1 MILA ।25)। ২ রর 
ৃ ৮/৮৮ ৬১ ১৬৮০০ 5 ৮৩৪১ £ ৪৮ 
টে রা 2. 
(0 

এটাই তাকওয়ার পোষাক ও শোভা ও রঃ 

বর্ধণ রূপে ৪ গুলো ৃ 


পা EXE LTA 1 1 5 রি 
GL ৪0১৮৬4০৪৩20 ও Le ৬১ 


৬৮৫৮ Ee পপর প্র 1০৫ এগ A ন 
25 02 sf EA 5 2৫5 ») 
জান্নাত থেকে তোমাদের বের যেমন শয়তান তোমাদের না 

পিতা-মাতাকে করেছিল ফেতনায় ফেলে (যেন) 


2) gs ৪০৬ ৪৮ 3% 


সে 


€& ৩০১৫০ 
১ ৮৫757 পু 
নিশ্চয়ই তাদেরকে 
আমরা তোমরা দেখ 
44 ৩ ০৪ A 
(9 ৩৮৮৪%, » 
ঈমান আনে না 


2 তোমাদের জন্য পোশাক নাযিল করেছি, ht et: 
$%%% তোমাদের জন্য দেহের আচ্ছাদন ও শোভা বর্ধনের উপায়ও | আর সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার $$ 
$$$ পোশাক। এ আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে একটি উজ্জল নিদর্শন, সম্ভবতঃ লোকেরা এ হতে শিক্ষা গ্রহণ | 
888: করবে। ২৭. হে আদম সন্তান! শয়তান যেন তোমাদেরকে তেমন করে আবার ফেতনায় ফেলতে না } 
রি , যেমন করে সে তোমাদের পিতা-মাতাকে জান্নাত হতে বহিষ্কৃত করেছিল, এবং তাদের পোশাক 1 
তোদের দেহ হতে খুলে ফেলেছিল, যেন তাদরে ল্জাস্থান পর্পরের নিকট উন হয়ে পড়ে। সে এবং 1 
£%%% তাদের সাথী তোমাদেরকে এমন এক স্থান হতে দেখতে পায়, যেখান হতে তোমরা তাদেরকে দেখতে [ 
৫9%" পাওনা। এই শয়তান গুলিকে আমর ঈমানদার নয় এমন লোকদের জন্য পৃষ্ঠপোষক বানিয়ে দিয়েছি। 


১৩ পারা-৮ ৯ 


0.0.00 
বেরা পার্ট 5 ৫ 
oo ) > 125 পু > 1212 121 রর 


১৩ 
৩: 
এসবের আমরা তারা বলে অশ্লীল কাজ তারা করে যখন এবং £ 


৬৮৬ 


$ 

তু ঃ উপর পেয়েছি . 

রর রি 212 sl 
কতক ১৩ ৯) fl যয ০5 ৮৩ রা রি) রে 


OO 
১-৫ 
&& 
৫ 

ও 


না আল্লাহ নিশ্চয়ই তুমি বল এরূপ আমাদের নির্দেশ আল্লাহ্‌ এবং 
(করতে) দিয়েছেন 


BOOSEY ৩ % ৫ OHH, ৩৪৪ 


(হে নবী) তোমরা না যা আল্লাহর উপর তোমরা বলছ কি অশ্ৰীলতার 


ঘি 42 UA ০৮ ০1৯১ 72055 রা 
(৮ ৩৩৪ শি 85) 5৪০৪৪ 0 


0 
৫ 


৮৩১ 
১৫ 


১ 


৫১ 


৫১৫১৫৫১৩৫৫১ 
৫৬৬৪৬ 
৬৬৬ 
৫ 

৬৪ 


৭ 
কী 


১ 


৫৫ 
৫ 


৫৯ 


® 
ক 


[নিষ্টাপূর্ণকরে) জন্যে ডাক 


£ ০4 রা 1. ad ৮ ১৭১ ৮6 চা 
2 এ ৬৩৩ 85 0০5১2 HB 


৬ 


(অপর এক) এবং তিনি সঠিক পথে একদলকে তোমরা (তেমনি) তোমাদের প্রথম ; 


AAA পাও এ 2 ও 22 223 5 €৫ 
৬৫ এ Om ১১ 3 ৬৭৬০ | 


3228 
দলের (জন্যে) চালিয়েছেন ফিরে আসবে ৃষ্টিকরেছেন ₹$$৫4 
৪ পা 6 29 ঠপার্ট Er ১৫১৫ 
৮ » জি 
৮3১০০। ৪১৬ (৯ 
পথ ্রষ্টতা তাদের উপর অবধারিত 


০ On nono, হয়েছে 
8000 ২৮. এই লোকেরা যখন কোন লঙ্জাকর কাজ করে, তখন বলেঃ আমরা আমাদের বাপ-দাদাদের এই { 
$ সব কাজ করতে মশগুল পেয়েছি, আর আল্লাহই আমাদের এরূপ করার নির্দেশ দিয়েছেন৬। তাদেরকে ! 
$$ বল, আল্লাহ লজ্জাকর কাজ করার হুকুম কখনই দেননা। তোমরা কি আল্লাহর নামে সেই সব কথা { 
বল, যা আল্লাহর কথা বলে তোমরা মোটেই জ্বাননাঃ ২৯. হে মুহাম্মদ! তাদের বল, আমার রব তো { 
ইনসাফ ও সততা-সত্যতার হুকুম দিয়েছেন এবং তাঁর হুকুম এই যে, প্রতিটি ইবাদতে স্বীয় লক্ষ্য ঠিক ; 
রাখবে, তাঁকেই ডাক; আগনুগত্যকে একমাত্র তারই জন্য খালেস ও নিষ্ঠাপূর্ণ করে। তিনি প্রথম 
তোমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন, তেমনিভাবে তোমরা ফিরে আসবে। ৩০. একদলকে তো তিনি 1 
৫ সোজা পথ দেখিয়েছেন, কিন্তু অপর দলের উপর ভ্রান্তি ও গোমরাহী চেপে বসেছে। 


৬। আরব বাসীদের উলংগ হয়ে কাবা প্রদক্ষিণ করার প্রথার প্রতি এখানে ইর্খগত করা হয়েছে। 
তাদের অধিকাংশ লোক হজ্জ করার সময় নগ্ন হয়ে কাবা তওয়াফ করতো । এবং এ ব্যাপারে তাদের 
স্ত্রী লোকেরা পুরুষদের থেকেও বেশী বে-হায়া ছিল। তাদের দৃষ্টিতে এটা ছিল একটি ধর্মীয় অনুষ্ঠান, 
এবং পূণ্য কাজ মনে করেই তারা তা করত ৷ 


রি লিজ চে 


৫ 


সূরা “আল-আ"রাফ-৭ পারা-৮ ১৫৭ 


29 52960 


বা তারমধ্য প্রকাশ্যে হয় যা 


৩, 


০০০০০৪০০০০১ 
১ ১1৫৬৭ 
৫১৫০ 
উ$$৬৬৬৪৬, 


AE 


০০০০০১১০০৭৩ 
৬8৬8৯৯৬৬85৬ 


/ ১১1১৮ উপ % / প 29, £2 

0 ১৯৭ । ও ৫ 4 ০১৯৩ 
আগে নিয়ে না আর এক মুহর্তও তর বিল করণে 
যেতে পারবে 


4 HL 6 ৫ ৬ 


বর্ণনা! করে 


৩৩. হে মুহাম্মদ! তাদের বল, আমার রব যেসব জিনিস হারাম করেছেন তাতো এই ঃ নির্দজ্জাতার 
কাজ- প্রকাশ্য বা গোপনীয় এবং গুনাহের৮ কাজ ও সত্যের বিরুদ্ধে বাড়াবাড়ি । আরো এই যে, 
আল্লাহর সাথে তোমরা কাউকেও শরীক মনে করবে, যার স্বপক্ষে তিনি কোন সনদ নাযিল করেননি; এবং 

9" আল্লাহর নামে এমন কথা বলবে যা সম্পর্কে (প্রকৃতই তিনি বলেছেন বলে) তোমাদের কোন জ্ঞান নেই। 
৩৪. প্রত্যেক জাতির জন্য অবকাশের একটা মীয়াদ নির্দিষ্ট রয়েছে। পরে কোন জাতির মীয়াদ যখন পূর্ণ 
হয়ে আসে তখন তারা এক মুহুর্তও পরে বা আগে করতে পারবে না। ৩৫. (আর আল্লাহতা "আলা প্রথম 
সৃষ্টির দিনই সুস্পষ্ট করে বলেছিলেন যে,) হে আদম সন্তান! স্বরণ রাখো, তোমাদের নিকট তোমাদের 
মধ্য হতে যদি এমন সব রসূল আসে যারা তোমাদেরকে আমার আয়াত শুনাবে; 


নর ৬৬ 
৮। মূল 5} শব্দ ব্যবহৃত হয়েছে। যার আসল অর্থ হল কোতাহী, অর্থাৎ আপন প্রভুর আনুগত্য ও ১৫ 


৬৬ 
আদেশ পাপলের ব্যাপারে অবহেলা করা, অপরাধ করা। $$$ 
$:৯। অর্থাৎ নিজের সীমা অতিক্রম করে এরূপ সীমায় পদার্পণ করা যেখানে প্রবেশকরার হক যানুষের 45 


হু $$ 6৫৩) 
৮৬৬৬ নেই। 8 


© 
১৫ 


25 পর্ণ রত 17 9,4 4 AA 2১ 
৮১) এ ৪৫৬ ৬১৮৮ ৯৩ | 
তারা না আর রর উপর ভয় (থাকবে) তখন সংশোধন করবে 

না (নিজেকে) 


ন 24 33/2? রত Loe U 592৮. ৮৩ তি ৮ 582 
$$ bE 3 ৩০৪৩ 1১৬৬ LN 5 6 9৯০৩ 
১৫১ তাহতে অহংকার ও আমাদের: প্রত্যাখ্যান যারা এবং দুঃখিত হবে 


৪22 প্রত টি TUE 2. ৩০৪ ৪1 পা A শর্ট 4 
”৬1 ৪০১৩১৮৮৪৮৪5 ৩০০০ ভ5। 
অধিক যানেয হতে অতঃপর চিরস্থায়ী হবে তার মধ্যে তারা দোজখের অধিবাসী এসব লোক 

পারে) কে (হবে) 

দা ৮2৫ 1201 4 ডঃ DAN 
Ss 2৬ ৬৬31 (৫৬৮ 4M ৬৬ GO| ১৮: 
এসব তীর আয়াত প্রত্যাখান বা মিথ্যা আল্লাহর উপর রচনা করে (তার)চেয়ে 
লোক গুলোকে কবে 

এ 995 পর 


222% শে রি at L Zs 
৮6৩ 1১) ও) ৩৫ ৮৪১৮৪ 


তাদেরকাছে যখন শেষ লিখন(অর্ধাৎ হতে তাদের 
র্‌ তকদির) অংশ 


আসবে পযন্ত 
৫৩৫ UO BE BR এ 


' তোমরা ডাকতে ছিলে যাদের কোথায় (ফেরেশতারা) তাদের প্রাণ আমাদের 
(তারা) বলবে হরণ করতে ফেরেশতারা 


G/ নিবে বে ৬ 29 2 

৬৬ বে UE ১» AN) ৬৬৮ 

আমাদের তারা লুকিয়ে (মুশরিকরা) আল্লাহকে ” ছাড়া 

থেকে গিয়েছে বলবে 
তখন যে কেউ না-ফরমানী হতে বিরত থাকবে, এবং নিজের আচার-আচারণকে সংশোধন করে নিবে, 
তার জন্য কোন দুঃখ বা ভয়ের কারণ ঘটবে না। ৩৬. আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলে 
প্রত্যাখ্যান করবে এবং অহংকার করবে, তারাই হবে দোযবী, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। »% 
৩৭. একথা পরিস্কার তার অপেক্ষা বড় যালেম আর কে হবে যে সম্পূর্ণ মিথ্যা কথা রচনা করে আল্লাহর 
নামে চালাবে কিংবা আল্লাহর সত্য আয়াতসূহকে মিথ্যা বলবে। এই সব লোক নিজেদের তকদীরের 
লিখন অনুযায়ী নিজেদের অংশ পেতে থাকবে ১০। শেষ পর্যন্ত সেই সময় এসে পৌছিবে যখন আমাদের 
প্রেরিত, ফেরেশতা তাদের রূহ কবয্‌ করার জন্য এসে পৌছিবে। সেই সময় তারা তাদের জিজ্ঞাসা 
করবে বলঃ “এখন কোথায় তোমাদের সেসব মাবুদ- আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডাকছিলে?” 
তারা বলবে, “আমাদের নিকট হতে সব লুকিয়ে গিয়েছে” । 


৫০) 


১ 


৬ 
৬৬৫ 
কউ 


( 
৫ 
৪ 

টে 
৫ 


১৫ 


২৩, 
রি 


১৮৮৫, 
৬৬৬ 
০, 
১ 
CS 


২০ 

SL 

0 
0000.000. 


> 
SOUS 
C=O) 
oe 


৫৯ 
১ 
0 
৫৮৬৫ 


১ 
রঙ 


১1%% 
CEL RY 


২২৯, 
৫৫ 
৪ 


৫. 


৬ 
৪ 


৬৬৬ 
ক 


উকি: 
0S 
0) 


১০, 
১ 


OO 
১৩, 

৫১০৫১ 
209 


Co 
৫০৬.৩ 
ও 


উ 
০) 


১৫ 
Ee) 


১০ 
১৩ 
৩, 


0 নত 
ক 
০১৫০১ 
৫ ক 
টি 


৯ 
YS 


০ 
$১০, অর্থাৎ তাদের জন্য যতদিন দুনিয়ার মধ্যে অবস্থান করার অবকাশ নির্দিষ্ট আছে ততদিন তারা 
£4$% সেখানে অবস্থান করবে। 


৮0৫. রে > 55৫৫ ৩ -2৯4 শর AH LSS 
০5 220 1৯৬ \ gs! 1১৩১৪ 3 
(আল্লাহ) সত্য ছিল তারা যে তাদের বিরুদ্ধে তারা সাক্ষ্য এব 
বলবেন অমান্যকারী নিজেদের দিবে 

৬ রা ৬ 244 2 শরণ এটি ত ৮9 টি 2 
* ০ রি A চু নি রা 25) 25 
কা ৩৪ ৫3৫১5 SESS চা টড ও 

ভ্বীনদের মধ্য তোমাদের পূর্বে গত হয়েছে দলগুলোর সাথে তোমরা 

YX হতে (শামিল হয়ে) প্রবেশ কর 

1222 2/7 9 Ad 2 ° 

৮৪৬] ৩০৩ দত ৬৬০ ও ৬০৮ এ 


নু 
র 
রি 
৫ 


৮৪১35) ৯৪৮৮ SE She A 12 (৫ 
£ তাদেরপূর্ববতী তাদের বলবে সবাইকে তার মধ্যে SA যখন 
দর সম্পর্কে পরবর্তীরা 


12 তা Ee 


শাস্তি এরাই হে আমাদের 
টি রব 


৪৫৫৫ § OF ৩55 Sy iets 


তোমরাজান না কিন্তু বু প্রত্যেকের জন্যে (আল্লাহ) পা: 
- (শাস্তি) (রয়েছে) বলবেন 


2 ক) ১৮) 2৪05 ৬৫ ও; 
আমাদের 7 ছিল মূলতঃ তাদের তাদের ৰলবে এবং 
3 না পরবর্তীদেরকে 


LA 42৯ ০৮৮৫ 2 

১7৪ ১ ০৩৩15208৮82 

একারণে আযাবের শি পষ্ঠত কোন 
৮৬. যা স্বাদ নাও Hl ৮ 
৫৬৫. আর ভল লিজেনই নক লগিন ন আমরা বাস্তবিকই সত্য অমান্যকারী $$$ 
ছিলাম।” ৩৮. আল্লাহ বলবেনঃ যাও, তোমরাও সেই জাহান্নামে চলে যাও- যেখানে তোমাদের { 
পূর্ববর্তী সিন ও মানুষের দল গেছে। প্রত্যেকটি দল যখন জাহান্নামে দাখিল হবে তখন নিজেদের 2৩৫. 
পূর্বগামী দলের উপর লা'নৎ করতে করতে প্রবেশ করবে। এভাবে সব লোকই যখন তথায় একত্রিত £%%$ 
হবে তখন প্রত্যেক পরবর্তী দল তার পূর্ববর্তী দল সম্পর্কে বলবেঃ হে আমাদের রব! এই লোকেরাই $৫৫৫৫ 
আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। কাজেই এদেরকে দ্বিগুণ আযাব দিন। উত্তরে বলা হবে, প্রত্যেকেরই $$ 
জন্য দ্বিগুণ আযাব রয়েছে; কিন্তু তোমরা জান না১১। ৩৯. আর পূর্ববর্তী দল পরবর্তী দলকে লক্ষ্য +৫4৫4 
করে বলবে, (আমরা যদি দোষী হয়ে থাকি) তোমরা আমাদের অপেক্ষা কোন, টির ১ 


< 

> 

< 
৪৪৬ 


355688৬৬৬৬৬ 
কউ ৬$৬, 
৪৪৮৮5: ৬৮৬৬ 
উদ উউ টক 
mmm ৭১৫১১৭১০৩০১ 


এখন নিজেদেরই উপার্জনের বিনিময়ে আযাবের স্বাদ গ্রহণ কর। 4 
১১, অর্থাৎ এক শাস্তি নিজে গোমরাহী অবলম্বন করার ও অন্যটি অপরকে গোমরাহ করার। পুল ৪৬৬. 


নিজের অপরাধসমূহের জন্য, দ্বিতীয় শাস্তি অপরের জন্য আগাম অপরাধ অনুষ্ঠানের উত্তরাধিকার ত্যাগ $99 
করার জন্য। 0.9.0 


(৫ বকু-০৫ ৪০. নিশ্চিতই জেনো যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করে অস্বীকার 


দূরা “আল-আপরাফ-৭ ৯৮ 
ও. 02৫12৮৫1৫১0 ৫ Zoot হা 
দ]. (৮152 £ 55৩ 1৮৬ 


না তাথেকে অহংকার করে ও আমাদের মিথ্যা মনে 


্ রি তি ৬ তা 3° 
এল 8৫ 2 ১৪৬৪৩ ==. G 
প্রতিফলদেই এভাবে এবং সৃঁচের ছিদ্রের মধ্যে 
আমরা (অর্থাৎ তাদের জান্নাতে প্রবেশ অসম্ভব) 


el 6৩ Soda x ৬০৩ 
এনেছে আমরা (আগুনের) 
ঢ় { পার্ট রর রা রি ডি ধু ৩০. ০০ | ৩ 2 


তার সাধ্যে এছাড়া কোন দায়িত্বভার না নেকীর কাজ ও 


ss পা std 


3 60> ঞ& ০৩ 2৭1 ৩০০০ 


কোন ঈর্ষা (অর্থাৎ তাদের মধ্যে যা রা দূর 
অন্তরসমূহের (আছে) করে দেব 


করেছে এবং তার মুকাবিলায় বিদ্রোহের নীতি গ্রহণ করেছে, তাদের জন্য আকাশ-জ্গতের দুয়ার 
কখনই খোলা হবে না। তাদের জান্নাতে প্রবেশ ততখানি অসম্ভব, যতখানি অসম্ভব সুচের ছিদুপথে 
উষ্টগমন। অপরাধী লোকেরা আমার নিকট এরূপ প্রতিফলই পেয়ে থাকে। ৪১. তাদের জন্য 
জাহান্নামের শয্যা এবং জাহান্নামের আচ্ছাদন নির্দিষ্ট হয়ে আছে! এ সেই প্রতিফল যা আমরা যালেম 
লোকদের দিয়ে থাকি। ৪২. পক্ষান্তরে যারা আমাদের আয়াতসমূহ মেনে নিয়েছে এবং ভাল কাজ 
করেছে- এই পর্যায়ে প্রত্যেককে তার সাধ্যানুযায়ীই দায়ী করে থাকি- তারা জান্নাতী হবে এবং 
সেখানে তারা চিরদিন থাকবে। ৪৩. তাদের পরষ্পরের মনের গ্রানি আমরা দূর করে দেব। 


৫৫৮৫ 
৫ 
(ND 
(৫১ 


সূরা 'আল-আ'রাফ-৭ ১৯ পারা- ৮ 


৩ 
ee 
( ) 


2 AEE AAA LEC ELA 1 

(৬৩ 2) LANE 522ঠি। HEROS 3১2৩ LF 

যিনি আল্লাহরই সব তারা ও ঝর্ণা তাদের পাদদেশে প্রবাহিত হয় 
জন্যে প্রসংশা বলবে ধারাগুলো 


LUT I ৫৯৪৮ BU Gai ৪৬৫ 


& () 
না যদি সংপথ পেতাম আমরা না এবং এজন্যে আমাদের পধ 20৫৫.৫ 


৫০১৫০৫১৫১০৫) 
৪৫৬১৬৮৬৬১৩৫ 
৫৬৬০৬৬৮৬৬৬৬ 

৮০৮৮৫১০১৫৮৯, 


১, 
$$ 
0 


0 


৫৫৫ 
৪ 
2 
SS 


$$: দেখাতেন আমরা ছিলাম(যে) দেখিয়েছিলেন (8141 
৫১৮৫১ 3 
৫ 0 


6 oe সপ ০০2 AEE Aud ০ 25 ও শী = nd 
2152৯ 2১৩০৩ 5 ০০০ শত ৩D হ 4) 


£% তাদের ডেকে এবং প্রকৃত আমাদের রসূলগণ এসেছিল নিশ্চয় আল্লাহ 


$$ বলা হবে সত্যসহ রবের 

(০৫ 

Gb ৪ তা ১১৫০ ১০১৮৪ / ৮ ১৪৯৯ 552৫৫ পটে 5৮ 
৫১ & 3° 2 Foe ৪৯ #2) ৬৯ 
LLL SEY নি শু রথ ৯৫৩ ১ ০ | Re Se )1 


$$$: তোমরা কাজ বিনিময়ে তা তোমাদেরকে উত্তরা- জান্নাত এইসেই যে 
০: করতেছিলে যা ধিকারী করা হয়েছে 

৫৫৫ হে 24 ু পা) ওর্তণ 2/3 2s) 2d TZ / 
IEE ৩৬৪ ২৩০ ১৩01 ash I) ৩০৮ 58 2 
bb 

৫ যে দোজখের অধিবাীদেরকে জান্নাতের অধিবাসীরা ডেকে এবং 
YY বলবে 

OO nO € ৰ A > ি 
০৪৩৫৫ 0৬ ৬৮ এট 065 ৬ ৩৩ 
IF যা তোমরা কিন্তু সত্য আমাদের রব আমাদের ওয়াদা যা আমরা 
৮৫$ পেয়েছ কি করেছিলেন পেয়েছি 


৬৬ তাদের পাদদেশে ঝর্ণাধার প্রবাহিত হতে থাকবে এবং তারা বলবেঃ “সমস্ত প্রশংসা কেবল আল্লাহরই | 
$$$ জন্য যিনি আমাদেরকে এ পথ দেখিয়েছেন। আমরা নিজেরা কিছুতেই পথ পেতাম না যদি আমাদের ! 
(৫ রব আমাদের পথ না দেখাতেন। আমাদের রবের প্রেরিত রসূলগণ প্রকৃতই সত্য বিধান নিয়ে | 
€$$% এসেছিলেন!” তখন আওয়ায আসবে যে, “তোমরা যে জান্নাতের উত্তরাধিকারী হয়েছ, তা তোমাদের ( 
&৫%%: সেসব আমলের প্রতিফল হিসেবেই পেয়েছ যা তোমরা ধদুনিয়ার জীবনে) করতেছিলে।” ৪৪. পরে | 
$%% এই জান্নাতের লোকেরা জাহান্নামীদেরকে ডেকে বলবেঃ “আমরা সেই সব ওয়াদাকে বাস্তবভাবে | 
$$$ পেয়েছি, যা আমাদের রব আমাদের নিকট করেছিলেন; কিন্তু তোমরা কি তোমাদের রবের ওয়াদা | 
$৮% বাস্তবে ঠিক ভাবে লাভ করেছ? 


৬ 
bt 
bd 
৭ 
ক 
৫১৫১ 


টী 
be 
৫৫ 
LY 
( 
© 


টি 


৫ 

১& 

১৫ 
18 
৬৬৬ 


৫১ 


2 i) ১4৪৫ টি ১ ও রা Ar 
\ ০৯৮৭ 0০ 65৬44 53] © ৫৯১১৪) ৫৫ 


সি EE যালিমদের উপর 


2৫7 26০১৮ 8 ৮ ১ 5,৩৫5 ৬৮৪ 


কক ও 


উভয়ের এবং ইজ বাতি তারা আর বক্রতা তাতে তারা 
মাঝে উপর (ছিল) ' অন্বেষণ করত 
2322 15 Pd Pd 


Ke) 
YX €5 re aud BA 
১৫৫ ₹ কোপ ঢা (৩৯ ১০ 0৬৩) 2 ৮017 (৩ 2 তে 
তাদের প্রত্যেককে 5 কিছুলোৰ আরাফের উপর এবং পৰ্দা 
চিহগুলো-দিয়ে (থাকবে) থাকবে 


$$ 
LLU DS SAG BL রা 22) ৩০০12 রি? 


$$ 
হি ত প্রবেশ করেনাই (তারা তোমাদের উপর শান্তি যে জান্নাতের অধিবাসী- ডেকে এবং 
এবনও) (বর্ষিত হোক) দেরকে বলবে 
৩০৪ 


CS 
কচি 
ক 
৫০৫ 
SE ৫১ 
হে ৯ 
১ টি 


9 


/ 


বর দিকে তাদের দৃষ্টিগুলে রি যখন এবং তারা আকাঙ্খা তার! কিন্তু 
হবে করে 


11 আমাদের না হে আমাদের তারা জাহান্নামের) 
৫ যালিম লোকদের শামিল করো রব বলবে আগুনের 
হি 

০ লব “হ্যা” । তখন একজন ঘোষণাকারী তাদের মধ্যে ঘোষণা করে দেবেঃ আল্লাহর 


$22: অভিশাপ সেই যালেমদের উপর; ৪৫. যারা লোকদেরকে আল্লাহর পথে চলতে বাধা দিত, তাতে তারা 


লন তার উচ পর্যায়ে থাকবে অপর কিছু লোক! তার 


6 2 td 
নর 22৮৮৮১৮০৯৬৭ 
22. 
Le 


(৫৫৫ ১২। অর্থাৎ এই আ'রাফবাসীরা হবে সেই সব লোক যাদের জীবনের ইতিবাচক দিক এতটা 

$$$ শক্তিশালী হবে না যে তারা জানাতে প্রবেশ লাভ করতে সক্ষম হবে ও তাদের জীবনের নেতিবাচক 

$$$} দিকও এতটা খারাব হবে না যে তাদেরকে দোযখে নিক্ষেপ করা হবে। এজন্য তারা জান্নাত ও 

ৰ $ দোযখের মধ্যবর্তী এক সীমায় অবস্থান করবে এবং তারা এই আশা পোষন করতে থাকবে যে, 
2% আল্লাহর অনুগ্রহে তাদের ভাগ্যে জান্নাত লাভ ঘটবে। 


৫১ 
৫৫৫ 
ক 

১৬. 


৬, 


৫০১৫ 
000 
২ 
৫১৫১-৫১-৫১ 


১, 
টি 


১৫ 
২০ 
৫ 


০, 
৫ 
৫৫৫৫ 
০৫৯ 


<) 
৬৬: 
ও 
> 


৯, 
রড 
৫৫৫ 
oo 
০১৫৯ 


, $$$ 
si হি BA ৬০0 OGRE 14S 


AS ম্‌ 1356 ১) ($$ 


"সূরা 'আল-আ'রাফ-৭ ২১ | পারা- ৮ 


এ 


৫৫ 
৮৫৮৪-৬%৫ 


রি ১ ১ পপ ( 
Jy 6) ৬০০৯ (5১৬ 3 মু 


করে বলতে (যে) সম্পর্কে) সবাৰ 


৬2 5 হি) ৩ 


কোন ভয় না জান্নাতে (তাদেরকে বলা হবে) ১$৫৫%৫ 


(আছে) তোমরা প্রবেশ কর 


21 of 6 59 OF 
জান্নাতের অধিবাসী- জাহান্নামের অধিবাসীরা ডেকে এবং রে 
দেরকে 


ID 


বলবে (দুঃচিন্তা করবে) | 


2 Ld ৮১পা্ত ০১৬ ১৫ (৫৫ 
৫ 02 06180 of BS 


টো ১৫ & (৪৮৮ 2 <) 


উপর  সেদৃ'টি নিষিদ্ধ আল্লাহ নিশ্চয়ই, 
করেছেন 


$$%$ কাজে আসল, আর না সেই সব সাজ-সরজ্লাম যাকে তোমরা খুব বড় বলে মনে করছিলে। ৪৯. আর 
?%%% এই জান্নাতবাসীরা কি সেসব লোক নয় যাদের সম্পর্কে তোমরা কসম করে বলতে যে, এই 
(৫৭ লোকদেরকে তে! আল্লাহ স্বীয় রহমত হতে কোন অংশই দান করবেন না। আজ তো তাদেরকেই বলা (৭ 


₹$৭ ক্লক -০৩৬ ৪৮, অতঃপর এই আ'রাফের লোকেরা দোষবের কয়েকজন বড় বড় ব্যক্তিত্ব সম্পন (214: 
PLY লোককে তাদের চিহ্ন দিয়ে চিনে নিয়ে ডেকে বলবেঃ দেখলে তো, আজ না তোমাদের বাহিনী কোন }$$ 


০০০ 
৬৬৬৬, 
₹৬৮৬৬: 
252 

৪৬৬৬৬ 


২০৪১৩ 
৫ 


৮৬ 


৫ 
১ হইল যে, তোমরা সব বেহেশতে প্রবেশ কর, তোমাদের জন্য না ভয় আছে, না কোন দুঃখ বা $$$ 


2৫. আশংকা । ৫০, ওদিকে দোযখের লোকেরা জান্নাতী লোকদের ডেকে বলবে যে, সামান্য পানি আমাদের $e 
$$$ দিকে ঢেলে দাও; কিংবা আল্লাহ যে রেযেক তোমাদের দিয়েছেন তা হতে কিছু এদিকে নিক্ষেপ কর। (4? oe 


৮৫৫৫৫ তারা জবাবে বলবেঃ “ আল্লাহতা'আলা এই দুইটি জিনিসই সত্যের অমান্যকারীদের প্রতি হারাম করে | 
Pp 00) টা 
9?" দিয়েছেন। 


' শব্দার্থে কর-৩/৪__ 


$$$ 


৯৮৬৬৬ 


২২ 'পারা-৮ ১৫৫ 
৯ ৪৫৫ 
৫ LL EL L2I4 223 AK 2 ২৫ ১৫ 
5 ৩৪21967০689 BISSIOLINIS 
০ 
জীবন তাদের প্রতারিত এবং. ক্রীড়া ও কৌতুক তাদের গ্রহণ যারা $$$ 
(রূপে) দ্বীনকে করেছিল $$$ 
= BA ৮৮ ১৩18৫ A3/104 0/24 120 
রশ AL a 2 bl 2) বশ OS 
Srl HRI ls উট rs ০৩ el $$$ 
এই তাদের সাক্ষাৎ তারা তুলে যেমন তাদের ভুলে অতএব দুনিয়ার $$$ 
দিনের গিয়েছিল যাব আমরা আজ $$ 
১৪১ ব্রা দারা / ৫৫ 
- ৯ ৫ 
(6৬০ ৩৬ 55 ০১৬০৩52৩126 6 4 চু 
Pd Be dnt 1) ~~) ১৫ 
তাদের কাছে নিশ্চয় এবং অস্বীকার  - আমাদের তারাছিল যেভাবে এবং তত 
আমরা এনেদিয়েছি $$$ 


: করত নিদর্শনাবলীকে 

৫ এ A 
AEE 4 Load 42 UVES SEIS 
হত ০০১৮৮ ৯2, ০৮০৮) ১ (5৬৪ 954০ 2১০৩ 5০9 ও 
' (যারা) লোকদের দয়া ও পথ (পূর্ণ) দ্বারা তা আমরা বিশদ এক ১৫ 
ঈমান আনে জন্যে (স্বরূপ) নির্দেশ জ্ঞান বর্ণনা করেছি কিতাব ৮4৫ 

১০) 

৯১১৮ ৫1751 ৮৫৮৮ ৫45 7 ৫৮০৮ ৯ পি 
35 LG ON 25455 8১ OE OEE 
| 9 


বলবে তার পরিণতি আসবে যেদিন তার এছাড়া তারা প্রতীক্ষা কি ১$%৫ 


পরিণতির 
8 রী 22 ৩৫5৮৫ #294 * ৫ ১$% 
২৮7 ১০ SHE ৬ 032 ৪৮০02 


সত্য(বাণী)সহ আমাদের  রসূলগণ এসেছিলেন নিশ্চয়ই পূর্বে তাতুলে যারা $$ 


৫১. যারা নিজেদের দ্বীনকে খেল-তামাশার বস্তুতে পরিণত করেছিল, আর দুনিয়ার জীবন যাদেরকে ১৫% 
প্রতারণার গোলক ধীধায় নিমজ্জিত করে রেখেছিল।” আল্লাহ বলেনঃ আজ আমরা তেমনিভাবেই ৯ 
৫ তাদেরকে ভুলে থাকব যেমন করে তারা এইদিনের সাক্ষাতের কথা ভূলে রয়েছিল এবং আমাদের ৯৫ 
$ আয়াতসমূহ অস্বীকার করছিল। ৫২. আমরা এদের নিকট এমন একখানি কিতাব এনে দিয়েছি যা পূর্ণ ১£৫$ 
জ্ঞান দ্বারা বিশদ ব্যাখ্যা করেছি, এবং যারা ঈমান রাখে এমন সব লোকের জন্য যা হেদায়াত ও ১৫৫৭ 
রহমত ৫৩. এখন কি এই লোকেরা এর পরিবর্তে এই কিতাব যে পরিণামের সংবাদ দেয় তারই ১$% 
অপেক্ষায় রয়েছে? সেই পরিণাম যেদিন সামনে এসে পৌছিবে তখন পূর্বে যারা তাকে ভুলে গিয়েছিল ১৫৫ 
তারাই বলবেঃ “বাস্তবিকই আমাদের রবের রসূল সত্য দ্বীনই নিয়ে এসেছিলেন। এখন কি আমরা এমন ১৫৫ 
$ কিছু সুপারিশকারী পাব যারা আমাদের জন্য সুপারিশ করবে? তং 


1৯৬৬: 
222 
ও $$5$ ) 
০০, ক 
BT 1 ৫৫ 
ও (০৫ £ এ $৫৫৫ 
2 ০৪ রিয়াল অথবা € $৫ 
hb (০৫১9 
১৪০০০১১৪৪১1 ৫22 u | ১৮৪ আমরা তখন জামাদেরকে $$$: 
৫ PRY সূরা কি { EX ৬ রা ব্যতীত হবে es KL CY ) 
> 9১ 2 2 এ কাজ করব $% | 3 (৫ ৬ 
> 1 চে b ০০৯৪০ যা. 2274 | ) (৯ ক $$ 
8: ত ক ০৮ 3 AE ৬০১72 
XS ৫৯৫ b | রত ্ ০১০ ৯১০, 
| $$$ “নিশ্চয়ই রর Ls ১৪ Ue ও তাদের ছে $৫৫ 
[০৯০ SY AR নিজেদের কে Y উকি, 
১ E 33% 2/6 2 তাদের উধাও ৃ ৮৫ ৮ ৫ $$$ 
ECOG ৫ 5 2 ৫৫ £88 
hdd রি $$ 
2 ৬ Gy) শিং 2 
( LO | 114 \ (০৮ নে তোমাদের PLY 
৫ ৮৫৬ Fd যিনি আল্লাহই রব 0 ০- 
t SLL Y ৫৫ ০৫৫ | 9 ৬০) ঠা ৮৮৫ LLY 
৫: DY! 5৬ রিট, 2৫ 28 $$$ 
(2 শু (৮ ও আসমান করেছেন রি 5 ৫ ৪৪ “2 =) ৮ $99 
e০৫৩: যয়ীনকে সমূহকে টি 1 2 ) ~~ ছয় tb ‘৪ ? 
0$3$$ মধ্যে তর (2৬ ৬৯৬৯ এরপর দিনের $$$ 
৬৬ ৭ ঞ yl বাসীন OPO OO 
৫০৫ ® 2৯ সে ৪6. ০, 
8 ৬৯ yds ৮ উপর হন 2/7 ৫6৫ || $৫৫ 
কক: রর 2 | ( $৬ আরশের 845 এ) ৩৬, 
9১৫৭৫ রি দিত ৰ ৫ 28৫ 476 $$ 
? [তকে তিনি ৫ ° দিনের . $$ 
( $$$ করেন টা 2$ঁ । ক (উপর) $৩০: 
; ॥ % ০৭ 
:::: ৮) 2 /৪৭ ০৮৮১০, ৫০ কু 
সস (22% } 2 স্ব গতিতে নি Jo $৫৫১৫ 
2 49 ২০৯০, a ৪2) চন্ত্র ও 2 ৮৮১০ 5 ) ৫৫৫ 
টি) bd LA 22 
$৫৫৩: বকাগুলো ও 22 | Xl টা দির উঠ $88 
৫ তার রি ত ৬৪ রাখ তাঁর করেছেন 2 
$$$: & 51 ৫ রা | এ তাঁরই এ € Pd টু 
$$$ ৯৬ | ৫) টি 29 এবং সৃষ্টি (324) ॥ = এ 2099 
$28 dl রি নির্দ © ২১৪১ br রব $৫৫৫ 
১৩, ৮)০৮) ৫ 
$$$ আল্লাহ ত (তারই 11195 রং 
4৫ 2 0.0.0 
8 কাজ করতাম $$$ 
৫৫-৫: বিপরীত পন্থায় আজ তা $9৫9 
++ তার র নিয়েছিল ছয় ৫৫৫ 
$$$: করেছিলাম রচনা করে ও যমীনকে - 7৫ 
৫ ৫৫ SY আমরা যা মিথ্যা আসমান উপর 6৫৫ 
$29 ৰ পূর্বে তারা যেসব ধিনি দিনের ৪৩ 
1৬৬৬৬, পাঠালে এবং সেই আল্লাহ যিনি রাতকে সৃষ্টি এস 8 
$৫৫৫ ক ফিরিয়ে জি আকুল রব হন১৪। ও তারকাসমূহ $$$ 
2 ঠা ২১৪৪ বন্তৃতঃ উপর আস হল সূচল ও আল্লাহ, স $৫9 
১-০১ ৫৪, | (৫ 
1৬৬৫৪ নিজেরাই -০৭ স্বীয় সিংহাসনের থাকে বরকতময় - ৯৫ 0৫ 
$$$ তারা যাবে। বুকু অতঃপর পিছনে iy । অপরিসীম বা $$$ 
87 হারিয়ে করেছেন ১৩। রাতের তারই টি দিন’ শব্দটি যুগ হত 
৩, টু সৃষ্টি দিন টু এখানে বিস্তারিত ৫৫ 
৬ দিনে দেন। তারপরে সার্বভৌমত্ব । অথবা হওয়ার ও 60 
৫৫৫৫ কয়ে [ষ্টিই তীর এবং » পারে উপর আসীন নির্দিষ্ট করা ৬৩ 
(১৫৩ LAY বিস্তার কাব হতে অর্ধ ৫৮৫ q 
ক সৰ সু ও ঘা মিল সক হাত এৰ অত বশ ৮৮০ 
/১ & কী; 03105558811 ছুনিয়ার হয়েছে টু এর র শা কক 
$$$ জাহ 1 ব্যবহ্ন্ত এ ১৬০ এ অধিকার ৬৬. 
$$$ ১৩. দিন অর্থ অধ্যায়ের bo ah UAT নয়। করেছেন ও কোন সৃষ্টিকেও হওয়ার অর্থ হচেছ $$$ 
(৫ LK র একটি উপলব্ধি বিশ্বলোক সৃষ্টি | তিনি তার 8৫? 
$$$ কালের পক্ষে এই | এবং তি bd be ahh 
২ £$রূপ আমা রি ৫. অর্থাৎ ৬ ছেড়ে দেননি ৰঁ এ পিউ ভাঙা করা 
$8 সাতৰ নয়। তিনি অন্যের 'যা ইচ্ছা করবে কল্যাণ তাঁর 
৭0.৫.৫: সৃষ্টিকে ও জধিকারে । সীমাহীন 
LY 60 নিজের নিজ ক্ষমতা পরিসীমা নেই 
গত. যেনে সীমা 
৬৬৬, সুখ্ডনের কোন 
৫: তার 
০৪৪৪৩ 


১৫, 


০0৩, 
৯৪৬৩: 
₹৬৬৬ 

0 

0S 


০ 
$ 
৪৫ 
$ 

0) 


0, 
৫.৫ 
তু 
=) 
0 


১৩, 
টিং 
> 
00.00 
eo 
০ 


০, 
৯ 


ক 


৫ 
১০০১ 
8৬৬ 


৩, 
৬ 


- ILLES 
সূরা 'আল-আ'রাফ-৭ ২৪ পারা- ৮ 2 0 


মেঘমালা বহন করে যখন এমনকি তার আগে সু সংবাদ! 


৫৫. তোমাদের রবকে ডাক, কাঁদকাদ কঠে ও চুপে-চুপে। নিশ্চিতই তিনি সীমা লংঘনকারীদের পছন্দ | 


পাঠিয়ে দেন। পরে যখন তা পানি ভারাক্রান্ত মেঘমালা উদিত করে, তখন তাকে কোন মৃত যমীনের $৫৫৫ 
দিকে চালিয়ে দেন এবং সেখানে বৃষ্টি বর্ষণ করিয়ে (সেই মৃত যমীন হতে) নানা রকম ফল উৎপাদন $$$ 
করেন। লক্ষ্য কর, এতাবেই জামরা মৃত অবস্থা হতে জীবিত করে বের করব। সম্ভবতঃ তোমরা এই 
পর্যবেক্ষণ হতে শিক্ষা গ্রহণ করবে। 


ৃ ক 

৫ 24):£৫22160111625৫৫ ১৫৫0১ ১2 (%%% 
pS) ০০1 ৬ 2৩৬০ ৪ (৮৮০৮ টি 1৯৮১1 (844 
৪৫৬৬. 


২১, 


না তিনি গোপনে ও বিনীতভাবে তোমাদের তোমরা 
নিশ্চয়ই রবকে ডাক 


5 ৫ 5 2৮4 রর 5. 2 € 
৩৫ ০92 ০৩৮০ ই 3" 6 2১৪০০ 
পরেও দুনিয়ার মধ্যে তোমরা বিপর্যয় না এবং সীমালংঘনকারীদেরকে 


৮৩ 


৩, ৩, 
e৫০৩ 


খ 4 PISA 2222 পা pds 
2) ca ৩) ১৩০৮ 5 6৮ ৮৮১ 2 ৩৯০) 
নিশ্চয় 


আল্লাহর অনুগ্রহ আশার ও ভয় তাকে তোমরা এবং তা 12 
(সাথে) ডাক সংস্কারের [0.0.0 
পর এ জী 2875 276 (2, ৩7 4 এ Ze! 
7৮) ১৮:১৫ GH ১১ O60 wy 
বায়ু প্রেরণ যিনি তিনিই এবং সৎকর্মীশীলদের 
করেন (আল্লাহ) 
HAE BE TAA পপ পপ ৮ ০৩৫ 2. পাতা পাঠা 25 
০০ ৩৪ 1১1 (5৬৩৮ ১৫৩) তত ৩১12০ 


এ, রহমতের স্বরূপ ১৫. 
৫১৩৪ 4 ৮৭. rd পূ 4 রাত £ ৮25 রর ৬৬৬ 
[৫2৮ ?ত) Ey ঞা সি ত ১১৯ 2০১০০ ৯) ৫১ ১৫ 
আমরা অতঃপর পানি তা আমরা অতঃপর . ির্জাব তৃখন্ডের তা আমরা তারী 3 
উৎপাদন করি থেকে বর্ষণ করি জন্যে চালনা করি ৫৫. 
Ed পর্ব ১৯১৫ 2 24 4!" 1% 4% 2 ৮4 
৮৩৩ GX 7১ ৬১৩৬ oll Ios নত eee 
তোমরা মৃতদেরকে আমরা এভাবেই ফলমূল প্রত্যেকে তাদিয়ে (8 


সম্ভবত পুনরুঘি ত করব রকমের 


করেন না। ৫৬. যমীনে বিপর্যয় সৃষ্টি করো না, তার সংশোধন ও স্থিতি বিধানের পর১৭। এবং ১৫৫% 
আল্লাহকেই ডাক, ভয়ের সাথে এবং আশাৰিত হয়ে। নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের অতি $$$$ 
নিকটে। ৫৭. তিনিই আল্লাহ যিনি বাতাসকে স্বীয় রহমতের আগে আগে সুসংবাদ বহনকারী কূপে ৫9% 


৬ 


০৮০১০, 


১৭. অর্থাৎ শত-শত, হাজার-হাজার বছর ধরে আল্লাহর পয়গস্র ও মানবজাতির সংক্কারকদের চেষ্টা- 1% 


সাধনায় মানবিক চরিত্র, নৈতিকতা ও কৃষ্টি-সংস্কৃতির যে সংশোধন সাধিত হয়েছে নিজের দুক্ৃতি ও 9% 
র্টাচার দিয়ে ভার মধ্যে বিকৃতি ও খারাবি সৃষ্টি করো না। ৩ 
. [₹৬ক৬. 


৩০০০১০৬১০০৩ - ৭ 
৩৬৬, সূরা 'আল-আ'রাফ-৭ ২৫ J পারা-৮ £2029 


2 7 ৫ 
00.0. Fr z £ ১14৮১২৫০১1৪) ৩৭৮12 বীর 
22 5:5৬ 0১১ 45৬৫ 7১59৪) এতো 2 RRS 
এবং তার আদেশে তার ফসল উৎপন্রকরে উৎকৃষ্ট ভূখন্ড এবং 4৫ i 
রবের (উৎকৃষ্ট) রর 
বে 20 এ ৩১৪৩৩ পা As ৬৩ 
০১৯5 ৩) রড 4৫৫ ১ 7১০ ১ ৬৯৮ GH হি 
বারবার পেশ . এভাবে নিকৃষ্ট এছাড়া উৎপন্ন না নিকৃষ্ট যা 229% 
করি আমরা ' (ফসল) করে $৫৫3: 
Y OO nO nO m0 
¢ 5% 4 পাঠা 2 পু / & / 29 2 214 ETA | 82 ৫ 
৮৯ ০.১ ৬৯৪১ © OILS 125 ৩৪৯ 2 
নৃহকে আমর! প্রেরণ নিশ্চয়ই (যারা) শোকর করে লোকদের নিদর্শন $৫4%4 
করেছি জন্যে গুলোকে £99 
৩ ৪৪৬. ২৩, 
(৫৬ ১৮৫0৮ ৃ 222 এপ AN 424৫ 4৫ ৬৯৬, 
উড 3 dw ee বে } kh ৮৫৬ 
2? এ ৬৩2) boar 52০ OUD 23 URIS 
0 0 " y ৫৫৩ ৫' 
$$9%$% তোমাদের নাই আল্লাহর তোমরা হে অতঃপর তার প্রতি £$88$ 
2৫৫৫: জন্য ইবাদত কর জমার জাতি সে বলল জ্ঞাতির ৮? 
৬৬৬: 2৫ পর হিল HAL 46৫ aE, 8554 1 > = (৫৫৫ 
(৫ | ৯ ৫ রে ৫ ্ ৮৬৬৬ 
228৬ ০৩ ৪৮৪১৯ ৪০১ ৬ পড়ি 
$F দিনের আযাবের তোমাদের তয়করি আমি তিনি ইলাহ (অন্য) $$$$$ 
% রি A pl উপর B আমি নিশ্চয়ই ছাড়া কোন ৫৩৫. 
22172 ৫174 | ৰবি ১৪ (বা £ 4 21৮ £%%%$ 
$0৫ ০ ) | ৪৮৪ (১৪ » | 5 5 2 LX Y 
$$$ ও তির হি রর শ 2 PANE ৫ 
০, $-৫$ ৫ ৬৬৩ 
$$$ আমরা অবশ্যই আমরা তার মধ্যকার কর্তাপ্ধণ। বলল কঠিন $৫৫৫ 
$$ $$$ $৮)/ | PATA = 4 1 € 2 2 UA 5৬ হি 
SPY পি নে এন্ত শে ৰ « OO nO 
৫৩. Alo |! বে ৮ ৮ উহ 03 ® তি ০১০ 3 ৮ 
Om On O nO ডং ৬. 
$$$ S$ কোন আমার নাই হে সে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে $৫৫৫: 
৩১৩, নির্বুদ্ধিত মধ্যে আমার জাতি বলল 4 
22৩, ৫5 41 ৬৫০৬০65৮৮4৮ এ» ৬৬৬৬ 
উ$৬ ৫৮৫৬ ৪ ৪৬৬৬ 
8 OU ৩১ ৩৫ ০৮১৮ GES SR 
হু  বিশ্বজাহানের রবের পক্ষহতে রসূল আমি বরং (৫৫ 
৫৫ ৬৩৬. 
৫৫৫: ৫৮. যে যমীন ভাল, তা তার রবের হুকুমে খুব ফুল ও ফল ফলায়। আর যে যমীন খারাব, তা হতে ৫২ 
৫ নিকৃষ্ট ধরনের ফসল ছাড়া আর কিছু পাওয়া যায় না। এইভাবে আমরা নিদর্শন সমূহকে বারবার পেশ ' 7 
$$$$ করি- তাদের জন্য যারা কৃতজ্ঞতা স্বীকার করতে ইচ্ছুক। ব্খুঃ-৩১৮ ৫৯. আমরা নৃহকে তার $৫24 
00.0.0 ৫৫০৫৫ 
$$. সময়কার লোকদের প্রতি প্রেরণ করেছি১৮; সে বলল, “হে জাতির লোকেরা, আল্লাহর দাসত্ব কবুল 0৫9৫94 
0০.৩৩ { ; 0.00৩. 
$I কর। তিনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই। আমি তোমাদের জন্য (নিদিষ্ট) একটি দিনের ৫১৫ 
$$$ আযাবের ভয় পোষণ করি।” ৬০. তার সময়কার জাতির কর্তাব্যক্তিরা জবাবে বললঃ "আমরা তো $$ $80 
9 4 স্‌ ৩. 
৮4৫৫ দেখতে পাই যে, তুমি সূম্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত রয়েছ।” ৬১. নূহ বললঃ “হে আমার জাতি, ++ 
(41 আমি কোন প্রকার গোমরাহীতে লিপ্ত নই, আমি তো রথুল' আলামীনের রসূল। হর: 
উজ, = $৫৫৫ 
$$$ ১৮। আজকের যুগে “ইরাক' নামে অভিহিত ভৃখন্ডেই হযরত নূহ (আঃ)-এর জাতির বাসস্থান ছিল। $$$ 
৪৬ YY "০৫৫৫ 


১ 
0) 
0 


ঙ 
0 
5 
$ 
ঁ 


$$ 
২১, 
ড় 


৮ 
১ 

৩০, 
১৫ 


0 

x 

$ 
১৪, 


ডি 
০. 
SQ 


99 
১০, 


8৬, 
Om Om CO m0) 
ক 
কক 
৯৯ 
Sb 


তি 
১৪০০ 
LS 
0 


১০ 


0 


0 


৫ 
ba 
[ 


( 
১০০ 
৫) 


ড় 


১০) 


০, 


৩, 
৫ 


ক $ 


ক 


(2 
৫ 
৮৬ 


৫৪৫ 
OG 
ডি 


১৩, 


১৪৮৩১, 
oe 


১, 


১, 


be 


১ 
রি 
os 


0 


কী 
০, 
টি 


ভি 
$88. 
LAN 


২৩, 


© 
bl 


যাতে সংযত হও যেন করে যেন 
১? 2 2৫৫ Hl sta did 228 Gd 
৬৬৩ 3 8০ ৩৪5 এও 82৩৬ 


$$$ নেকারতদেরকেও মধ্যে তারসাথে যার এবং (তাকে আমরা তখন তাকে অতঃপর | 
€% উদ্ধার করলাম) (ছিল) উদ্ধার করলাম তারা অমান্য করল ! 


৯, 


® 


৪ 
ডং 
১৫ 
৩৪৩, 

&$ 
() 

২৯৩১, 


৩৩, 


২১০১৩ 

টং 

১৫ 
৩. 


© 
৩, 
৫? 


@ 
C0) 
6 (44৮ 5৪ li ॥ 322% 5 A232 PA 
hy ৩৯ রা রর ৬৬ | রি রত ক 
$3383 ৯ ৫ ১৩ HS ২৫৩ \ (৩৮ ও 
ক ছিল তারা আমাদের  মিথ্যারোপ (তাদেরকে) আমরা ডুবিয়ে এবং 
2১৪, নিশ্চয়ই আয়াতগুলোকে করেছিল যারা 
RLS বা ৫1 রর © ৫১6 2 ৩৫ 
$$$ হুদকে তাদেরই আদ প্রতি এবং (যারা) জনগোষ্ঠি 
LLLP (প্রেরণ করি) ভাই জাতির অন্ধ 
চি 
5 ৬২. আমি তোমাদের নিকট রবের পয়গাম সমূহ পৌছিয়ে থাকি, আমি তোমাদের কল্যাণকামী। 


QO 
৫ 


আমি আল্লাহর নিকট হতে সেই সব বিষয় জানি, যা তোমাদের জানা নেই। ৬৩. তোমরা কি এই 
জন্য আশ্চর্যান্বিত হয়ে পড়েছ যে, তোমাদের প্রতি তোমাদের নিজেদের লোকদের মধ্যহতে এক 
ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের নিকট হতে উপদেশ এসেছে, যেন তোমাদেরকে সাবধান করে 
দেয় এবং তোমরা ভুল পথে চলা হতে রক্ষা পেতে পার, আর যেন তোমাদের উপর রহমত নাযিল 
হয়।” ৬৪, কিন্তু তারা তাকে (মিথ্যাবাদী মনে করে) অমান্য করল। শেষ পর্যন্ত আমরা তাকে এবং 
তার সংগীদেরকে এক নৌকায় আরোহণ করিয়ে) রক্ষা করলাম এবং সেই লোকদের ডুবিয়ে দিলাম, 
যারা আমার আয়াতসমৃহকে (মিথ্যামনে করে) অমান্য করেছিল। বন্তৃতঃ তারা ছিল অন্ধলোক। 
বুু_৩০৯৮ ৬৫.এবং ‘আদ’ জাতির প্রতি আমরা তাদের ভাই “হদ'কে পাঠিয়েছি ১৯। 


++ 
ক. 
কী 
কী 


0 
0 
৮৫ 
৪ 


© 
@ 
ওক 
৩০২১) 
ও 


২ 
০, 


৭, 


৩ 

ট$ 
ক 
উকি 


৩, 


© 

$$ 
৬ 

$$$: 


0 
১৩ 
১০ 
তা 


১, 


৩, 
৭১ 
৩ 


০০০৮, 


কক, ৬ 


ডিও 
© 


১৯। ‘হেজায’ ‘য়ামান’ ও য়ামামা'র মধ্যবর্তী 'আহকাফ্‌'-এর এলাকায় 'আদ' জাতির মুল বাসস্থান 
ছিল। এখান থেকেই বিস্তৃত হয়ে তারা ‘য়ামান'এর পশ্চিম উপকূল এবং ওমান ও হাজরে মাউত 
থেকে ইরাক পর্যস্ত নিজেদের শক্তির প্রভাব বিস্তার করেছিল। 


Y 
6 


১ 
১ 


0 


0 


NO 
৩, 


০৪ 
¢ 
XY 


এক) 
০, 


০, 
০, 


৫ 


© 
© 
Ka) 


$ 
রে 


এ, 


৬ 


৩ 
0 

0 
জী, 


$ 


৫ 

কহ. 
১ 
বটি 


১9, 


৩. 
৯ 


০, 
১) 

৫ 
এ 


এ, 
১ 


৫ 
৩, 


৫: 


টিটি 0 DAE, 34 
৫35 ১৯৫৩১ 256 02 ০ 5 
উপর তোমাদের 3 উপদেশ তোমাদের কাছে যে 


মু 

সে বললঃ হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর বন্দেগী কর, তিনি ছাড়া তোমাদের আর 
কোন ইলাহ নেই। এখন তোমরা কি ভুল পথে চলা হতে বিরত হবে নাঃ" ৬৬. তার জাতির সরদার- 
মাতত্বররা যারা তার দাওয়াত মানতে অস্বীকার করছিল জবাবে বললঃ"আমরা তোমাকে তে 
নিরুদ্ধিতায় লিপ্ত মনে করি। আর আমাদের ধারণা এই যে, তুমি মিথ্যাবাদী।” ৬৭, সে বললঃ “হে 
আমার জাতির লোকেরা, আমি নির্বদ্ধিতায় নিমজ্জিত নই, বরং আমি বিশ্ব জাহানের মালিক আল্লাহর 
রসূল। ৬৮. তোমাদের নিকট আমার রবের পয়গাম পৌছিয়ে দিই। আমি তোমাদের এমন 
কল্যাণকামীও যার উপর নির্ভর করা যায়। ৬৯. তোমার কি এই জন্য আশ্চ্যান্বিত হয়েছ যে, 
তোমাদের নিকট তোমাদেরই নিজ জাতির এক ব্যক্তির মাধ্যমে তোমাদের রবের “স্বারক’ এসেছে, 
এই জন্য যে, সে তোমাদেরকে সাবধান-সতর্ক করবে। 


৮ 


$2225 সূরা 'আল-আ'রাফ-৭ ২৮ পারা-৮ $%%% 
OO a0 mo, $8 & 


Yo) 

ক 

CO 
১৫ 


® 
১3 


১৮৫ 
oe 


ধ১ 
৫ 


১০, 
৩ 


কী 
রত 


১০, 
১০, 


০ 


৫ 
১3 


০, 
0 


Y 
0 


ন্ট 


২৩, 
® 
6? 


কী 


0 


বাড়িয়ে দিয়েছিলেন 
BS © OHS HI 4h 
তোমরা আল্লাহর 


তারা সফলকাম হবে 


১ 


১৩, 


হয়ত 
টি 


PA 
০৮৬৬০৮৩০০৩1 


© 


১০, 


৪ 


bd 


৩৫ 5) ডি ৩৩ ত I 


তুমি হও যদি আমাদেরকে এসব আন সুতরাং আমাদের 


e০০৬ 


ঠ তোমরা ম্বরণকর, তোমাদের রব নৃহের জাতির পরে তোমাদেরকেই তার স্থলাভিষিক্ত করেছেন এবং 


(শক আশা করা যায় যে, তোমরা কল্যাণ লাভ করবে।” ৭০. তারা বললঃ তুমি আমাদের নিকট কি এই 
০০১০০১০১০০৫ 
৪৫৫ জন্য এসেছ যে, আমরা কেবল আল্লাহরই দাসত্ব করব, আর আমাদের বাপ-দাদার যাদের বন্দেগী 


০০১০ 


$$$ করে এসেছে তাদেরকে পরিহার করব? আচ্ছা, তাহলে নিয়ে এস সেই আযাব যার ভয় তুমি 
$ আমাদেরকে দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদি হও।” ৭১.সে বললঃ “তোমাদের রবের শাস্তি ও ক্রোধ ' 


১ 
০০০০৭ 
১৫ 


$৫৫৫ তোমাদের উপর পড়েছে। তোমরা কি আমার সাথে সেই নামগুলির কারণে ঝগড়া করছ, 


২০, 


৫১ 


২০৪১০, 


১441 নিদর্শন সমূহও হয়, আবার উত্তম গুণাবলীও হয়। 


১৪৮৫১, ৫ 
8৬৬ 


২৯ 


POI | 


(6) 


Pd 97৮ ১০৫০) 
5 হি © 2 

যার! এবং তাকে অতঃপর কির 
আমরা উদ্ধার করলাম 


LH 215 ৩৪ 2 ৪ ৫ 


212 
কেটেদিলাম 


08 ৬০৮০ 2১৬ 2 এ হা 
টু. সালেহ কে তাদেরই প্রতি এবং ঈমানদার তারাছিল 
$৫৫9! (পাঠিয়েছিলাম) ভাই জাতির 


) ৫৮১৫. 11 ৩ এ 4 EAS 552 51 
১82৬ MOS BSL 20 WOM 22) 
৫৩2 তিনি কোন 

৫ ব্যতীত ইলাহ জন্যে ইবাদতকর আমার জাতি 


টব 


যা তোমরা ও তোমাদের বাপ-দাদারা রেখেছো২১?” ক যেওলির সমর্থনে আল্লাহ কোন প্রমাণ নাহিদ 
2% করেননি?- আচ্ছা, তবে তোমরা অপেক্ষা করতে থাক, আর আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে 
খল ৭২. ১০৪০৮ ০৮০৮ এবং তার সংগী-সাধীদের 


 জ্যান্য করেছে এবং যারা ঈমানদার ছিলনা ন-১০ ৭৩. এবং 'সামূদ' জাতির প্রতি আমরা 
মু অ ত সােহকে পাঠিেছিং২। লেগে জামার জাতি, আল্লাহর দাসত্ব কবুল কর, তিনি 
-£$%$$$ ছাড়া তোমাদের কোন ইলাহ নেই। 

$$$$$ ২১. অর্থাৎ তোমরা কাউকে বৃষ্টির, কাউকে বাতাসের, কাউকে এশ্বর্যের, আবার কাউকে রোগ-ব্যধির 
1 , দেবতা বন। কিন্তু প্রকৃতপক্ষে তাদের কেউই কোন জিনিসের প্রতুনয়; এগুলো তোমাদের কল্পিত 
$$$4$4 নিছক কতকগুলো নাম মাত্র। যারা এইগুলো নিয়ে বিবাদ করে তারা আসলে কতকগুলি নাম নিয়ে 
মা বিবাদ করে, কোদ সত্য বসুর জন্য বিবাদ করে মা। ২২. সামুদ জর বাসসান উর পশ্চিম 
৮৫ আরবের সেই এলাকায় ছিল, যা আজও 'আল-হিজর' নামে খাত আছে, বর্তমান যামানায় মদীনা ও 
$৫৫৫5 তাবুকের মধ্যবর্তী একটি জায়গা আছে যাকে 'মাদায়েনে সালেহ' বলা .হয়। এই জায়গাই সামূদ 
পা ৰদ কল এ ৰা ‘হিজর’ নামে অভিহিত ছিল। আজও এখানে 
3 $$ সামুদীদের কিছু ইমারত বর্তমান আছে যা তারা পাহাড় খনন করে নির্মাণ করেছিল। 


০১০০০ [6১ _ 


১ 
১০, 


১৫ ১০০০৩ 
$$$৬$৯ 
0000000 


৯, 


২৫, 


টি 
৯৬৬৬, 
এ, 
৬৬ 


নিরিখে তি 


4৬৬৬৮ 


নির্মাণ করছ y 
§ 3 3h 3H 0৫96 ০82 6৩1 $৫ 
“অনাচার সৃষ্টি না এবং আল্লাহর অনুধহ তোমরা অতএব ৃ 
করো গুলোকে স্বরণ কর 


© Liisi ০৪০৯ ও 
ফাসাদ সৃষ্টিকারী হয়ে পৃথিবীর 


তোমাদের নিকট তোমাদের রবের নিকট হতে সুস্পষ্ট দলীল এসে পৌছেছে। এ আল্লাহ্‌র উ্ত্ী, 3৫৫৫৫ 
তোমাদরে জন্য একটি নিদর্শন স্বক্প২৩। অতএব তাকে ছেড়ে দাও- আল্লাহর যমীনে চলে বেড়াবে; $249 
কোন খারাব উদ্দেশ্যে তাকে স্পর্শ করো না, অন্যথায় এক কঠিন পীড়াদায়ক আযাব তোমাদের খাস 3% 
করবে। ৭৪. স্বরণ করো সেই সময়ের কথা, যখন আল্লাহ “আঁদ' জাতির লোকদের পরে তোমাদেরকে 2 

তার স্থলাভিষিক্ত বানিয়েছেন এবং জীবনে তোমাদের এই মর্যাদা দিয়েছেন যে, আজ তোমরা তার £2 
সমতল ভূমির উপর সু-উচ্চ প্রাসাদসমূহ নির্মাণ করছ ও তার পর্বত-গাত্র খোদাই করে বাড়ীঘর বানাচ্ছ। ৫ 
অতএব তীর কুদরতের কীর্তিকলাপ সম্পর্কে গাফিল হয়োনা এবং যমীনে ফাসাদ সৃস্টি করো না।” 


১১ 


$e 
0S 


0 
৫৫ 
৫% 
9 

২১, 


২, 
৫, 


৩৯১৩, ০. ৫৯, 
ক 

000 
৫:৫৫:৫৫ 


৫ 
ক 


৩, 
৩, 


৬ 


(১ 
(XC) 
১৪ 


১, 


ক 
২০. 
৮ 


১৫, 


CO mn O mC 3:0: 
2 ২৩, এই কাহিনীর বিস্তৃত বিবরণ কুরআনের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে। তার থেকে জন যায় সামুদ $$$ 
$৫ জাতির লোকেরা হযরত সালেহের কাছে এমন এক নিদর্শনের দাবী করেছিল যা তিনি যে++ 


$$% আল্লাহতা'আলার প্রেরিত নবী -এক কথায় সুস্পষ্ট প্রমাণ-পত্র স্বরূপ হবে। এই দাবীর উত্তর হিসেবে রা 
SEES হযরত সালেহ আঃ) এই উদ্টরীকে পেশ করেছিলেন। ৫ 


০ 

ই 

ক 
বৰ 
প্র 
রর 
DD 
G 
৮ 


20/32 


৯০০] 


১০১ 


0৬ 


0৫0.০৫00: 
0 


ও 9072 ৫৫৫ 
|... বিশ্বাসী 


১৫৫ 
$$% তুমি যদি. আমাদেরকে তুমি এঁবিষয় যার আমাদের সালেহ হে তার এবং $৫৫39 
2৩ হও ধমক দিচ্ছ এনে দাও বলল 2৫2৫. 
47 ১৯৩ অর 5&2 ৯৯৫ 4 বহি a কি রর 
2 ও ৬০৮5 এ ৮৪৩৬ © db (০৫ 


($$ মধ্যে ভারা অতঃপর ভূমিকম্প তাদেরকে অতঃপর রসূলদের 


৬ 

১ ৭৫. তার জাতির সরদার মাতত্ঘর লোকেরা যারা শ্রেষ্ঠত্বের গৌরব করছিল- দূর্বল শ্রেণীর সেই 
$%% লোকদের যারা ঈমান এনেছিল তাদেরকে বললঃ “তোমরা কি সত্যি করে জানো যে, সালেহ তার 
$৫৯৫৫ রবের প্রেরিত নবীঃ” তারা জবাবে বললঃ “নিশ্চয়ই যে পয়গামসহ সে প্রেরিত হয়েছে, আমরা তা 


কক: ৬৬৫. 
$৫ $% মানি, বিশ্বাস করি।” ৭৬. এই শ্রেষ্ঠত্বের দাবীদার লোকেরা বললঃ “তোমরা যা মেনে নিয়েছ, আমরা 42 
$+ তা অস্বীকার করি, অমান্য করি।” ৭৭. অতঃপর তারা সেই উন্থরীটিকে. মেরে ফেলল২৪ এবং পূর্ণ $৫$ 
কু অহংকার সহকারে তাদের রবের স্পষ্ট নিদের্শের বিরুদ্ধতা করল আর সালেহকে বলল “নিয়ে এস ৫৫৫ 
OO ১০১০৩, 
তত. £ সেই আযাব, যার ধমক তুমি আমাদেরকে দিচ্ছ, যদি তুমি সত্যিই একজন রসূল হয়ে থাকো।” ৭৮. ৫ 
৫29% শেষ পৰ্যন্ত একটি প্রলয়ংকারী ভূমিকম্প এসে তাদেরকে গ্রাস করল এবং তারা নিজেদের ঘরের মধ্যে $৫99 
৫.৫৫৫: উল্টিয়ে পড়ে রইল। ৫৯ 
৬ bY - - - 0.0.9.9 
(৮৫৮৬ 6৬৫৬ 
$$4৫$4 ২৪. যদিও এক ব্যক্তি উত্থীকে হত্যা করেছিল সূরা 'কমর' ও সূরা 'শামসে: যেমন উল্লেখিত হয়েছে। 2? 
$$$ কিন্তু যেহেতু সময জাতিই এই অপরাধের সহায়ক ছিল এবং হত্যাকারী ব্যক্তি এই অপরাধী জাতির ইচ্ছা $$$%$ 
OO nO nO - OO ১০:০৪, 
৫ সাধনের যুক্-স্বর ছিল, সেজে J € টাটা জাতির উ রই এ অ পর ধের অভিযোগ আরে প করা হয়ে ছে। [| (44 .. 
১৪১০ OO 6600 


০০৫ 
Poco ৪৪৬. 


৫৫ A Bt 

9 গার ‘আল-আ'রাফ-৭ ৩২ পারা-৮ ৫৬৬৬ 

০০১০, LL bb 

ক. ৮ 
A ৫৫ 


রত ০৪, রর 2 
000 পা Et রা 
1৯৫৪, রে 
৯৬৬৬ 


৫৫৫৫% পয়গাম তোমাদেরকে নিশ্চয়ই 


টি 
OO On 0 
৪১৮৬৬ ্ র্‌ ১১০1 12 
৮৮৬৬ রা টস পা Loe 
6000 মধ্যে কেউ 


5 সপ 


0-0-0 ‘5% ৯৩ 
৮৮৬০ ৩৯ ~~ 


CLLRS 29139 27 


৮৬ ৪ চি ৯ 


০৫১ Pilar উপরি পাবা ৫৫ রশ 
$$ পর ১12 রি ৯ | £ 
৬৬৪ 1 ক | ৫১০৪ (4৮1 
৮$৫% তার তাকে অতঃপর যারা অতি (এমন) তারা 


(পরিবারকে আমর! উদ্ধার করলাম পকিত্র ধাকতে চায় লোক _ নিশ্চয়৷ 
2 2 ” 24 € পণ 
Oo 52 ৩৫৬ #4 
৬৬৫ 
119৭4 পিছনে 


০ < $ 
০০৮০০০১৩০১০ ০৮০৮১ ৪৮৩, 


$$$ চেয়েছি; কিন্তু কল্যাণকামীকে তোমরা পছন্দ কর না।” ৮০. আর 'লৃত'কে আমার পয়গম্বর $$$$$ 
($%%% বানিয়ে পাঠিয়েছি। অতঃপর স্বরণ কর যখন সে নিজ জাতির লোকদের বলল ২৫ তোমরা কি $$$ 


?4%%% এতদূর নির্লজ্জ হয়ে গিয়েছ যে, তোমরা এমন সব নির্দাজ্জতার কাজ করছ, যা তোমাদের পূর্বে 81 
৫ ০, && চি (৬ 
$৫$$% দুনিয়ায় কেউই করেনি? ৮১. তোমার স্ত্রী লোকদের বাদ ৬৬ 
(৫৫৫৫ ইচ্ছা পুরণ করে নিচ্ছ। প্রকৃত সীমালংঘনকারী ০৫৫ 
7%??? তার জাতির লে ৬৬৩, 
১৫. 2 33:3: 
৯৬৬. 0.0.06: 
১৬, 6 ৪& 0.0.৫৫ 
$$৬% ১৫৬৬৪ 
৫৫1 ৯৪৬৬ 
(4 ২৫. হযরত লুত, ইব্রাহিম (আঃ) এর ত্রাতুম্পুত্র ছিলেন এবং তিনি যে জাতির হোদায়াতের জন্য প্রেরিত +৫৫৫৫ 
$$$ হয়েছিলেন তাদের বাসস্থান ছিল সেই স্থানে যেখানে আজ মৃত সাগর (1534 562) অবস্থিত । ৩৬. 


০১০, ১৪১০, ৩ 
85. ভিউ: 


“আল-আপ্রাফ- 
পির লি ২ : 
৩১১৫৫ ক PA 2 ৫ 
৯) রর eg ®» * ww 
$$$ pe ৬ ০৬ 4 PL ১9৮5 
ডক: ছিল কেমন অতঃপর (পাথর) 
26. লক্ষ্যকর বৃষ্টি উপর করেছিল ম ৫ ৫ 
85৫ গিরি ৫১৩৫ 
(৫১. « ৩১ Ale ৫48 IAA পাতা 2 ১৭) 
@ রে bs £ A ৰথ 22 $$%% 
১৫১ শা 
26 :2%5 ০০ ১৬৪০ ৮১৬ ৩2৩৬ BY 56 Oks 2 
৫S আমার হে সে শুয়াইবকে তাদের মাদয়ানের দিকে এবং অপরাধীদের ৫৩৫৩: 


$$$ কাছে এসেছে ছাড়া ইলাহ জন্যে My 
৬৬৬ / পর্ণ পতি পাত তির 2 w 2 ৮০৮ 
ডি £ 09৮ এ পা 1৯৮ HE 93 KY 
$$ এবং ওজন অতএব 2 পক্ষহতে সুস্পষ্ট 
(৫ টে রা 
2 হিরা LE 4124৫ ৫৫ 

IE DING 1৩৮৮ ১ 5 BCH ও ] 


$$$ পৃথিবীর মধ্যে ১ না এবং তাদের এ ভি না 


bb 
88৯৫ (প্রাপ্য) দ্ববে কম দিও 
৫৫ € 2 2 3 92 পু 
₹১৫০০ 2 ৩ 
$$$ 6 0১% fe ৩1 SE ASE ৮৫০০) ৩০৮ 
CAL) 
$ ঈমানদার তোমরাহও যদি তোমাদের এটা তার সংস্কারের পরেও 


জন্যে উত্তম 


৮৪. এবং সেই জাতির লোকদের উপর এক বৃষ্টি বর্ষিয়ে ২৬ দিলাম। তার পর দেখ, সেই অপরাধী 
লোকদের কি পরিণাম হল! ক্ষ্কু-১১ ৮৫. আর মাদিয়ানবাসিদের২৭ প্রতি আমরা তাদের ভাই 
“শুয়াইব'কে পাঠিয়েছি। সে বললঃ “হে জাতির লোকেরা তোমরা আল্লাহর এবাদত কর। তিনি 
ছাড়া তোমাদের আর কোন ইলাহ নেই। তোমাদের নিকট তোমাদের রবের সুস্পষ্ট দলীল এসে 
পৌছেছে। অতএব ওজন ও পরিমান পূর্ণমাত্রায় কর, লোকদের তাদের দ্রব্য কম করে দিওনা এবং 
যমীনে ফাসাদ করোনা, যখন তার সংশোধন ও সংস্কার সম্পূর্ণ হয়েছে। এতেই তোমাদের কল্যাণ 
নিহিত, যদি তোমরা বাস্তবিকই মুমিন হয়ে থাক ২৮। 

২৬. ‘বর্ষণ’ বলতে এখানে পানি বর্ষণ বোঝাচ্ছে না এখানে বর্ষণ অর্থ- প্রস্তর বর্ষণ। কুরআনের 
অন্যত্র এই প্রস্তর বর্ষণের কথাও বলা হয়েছে। ২৭. মাদিয়ানের আসল এলাকা হেজাজের উত্তর 
পশ্চিম ও ফিলিস্তিনের দক্ষিণে লোহিত সাগর ও ওকাবা উপসাগরের তীরে অবস্থিত ছিল; কিন্তু 
সিনাই উপদ্ধীপের পূর্ব উপকূলেও এ এলাকার কিছু অংশ প্রসারিত ছিল। মাদিয়ান জাতি ছিল এক 
বড় ব্যবসায়ী জাতি। প্রাচীনকালে লোহিত সাগরের তীর বরাবর ইয়ামেন থেকে মক্কা এবং 
ইয়া্ুর মধ্য দিয়ে সিরিয়া পর্যন্ত যে বাণিজ্যিক রাজপথ প্রসারিত ছিল, এবং অন্য একটি বানিজ্যিক 
রাজপথ যা ইরাক থেকে মিশর অভিমুখে প্রসারিত ছিল- এদের ঠিক চৌমাথায় এই জাতির বসতি 
অবস্থিত ছিল। ২৮. এই বাক্যাংশ থেকে সুস্পষ্ট বূপে বোঝা যায় এরা নিজের! ঈমানদার হওরার 
দাবী করতো। 


& 


না 
CY 
ক 
কক 
oe 


XN 
১ 
৫৫ 
8৫ 

তত 
১ 


সূরা “আল-আ'রাফ-৭ 


তে তেনে 222 পাতি বিবি রা ₹ক৬ 
05৬৬০ 5 ৩১৩৪৯ চা রা 7 
তোমরা বাধা ও তোমরা হুমকি রাস্তার উপর টা না এবং »$৫$৫% 

দেবে (না) দেবে না) প্রত্যেক বসবে চর 


১০) 


১৩ 
৫৫ 


৫০১ 
৬৬ 


৯, 
১৩, 


০-০ 
e000 


0 


৫5 এ 6৫8 


(এমন) 


2৬ ৫24 জির্প 29214 52 22244 লা 
awl ৩৫ (> xr ও 1৯-2% ৭ le 
আল্লাহ ফয়সালা যতক্ষণ তোমরা তবে তারা ঈমান (অন্য) 


করেন না সবর কর আনে নাই একদল 


৮৬. আর (জীবনের) প্রতি পথে ডাকাত হয়ে বসোনা যে, লোকদের ভীত-সন্তস্ত করতে ও ঈমানদার 
লোকদেরকে রবের পথ হতে বিরত রাখতে থাকবে এবং সহজ-সরল পথকে বাঁকা করার কাজে ব্যস্ত 
হয়ে পড়বে। স্বরণ কর সেই সময়ের কথা, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে। পরে আল্লাহ্‌ 
তোমাদেরকে বিপুল সংখ্যক করে দিয়েছেন। এবং চোখ খুল দেখ, দুনিয়ায় বিপর্যয় সৃষ্টিকারীদের 25 
পরিণতি কি হয়েছে। ৮৭. তোমাদের মধ্যে কিছু লোক যদি সেই শিক্ষার প্রতি - যা সহ আমি প্রেরিত :$$$$4 
হয়েছি- ঈমান আনে, আর অপর কিছু লোক ঈমান নাই আনে, তবে ধৈর্য সহকারে লক্ষ্য করতে থাক, 
যতক্ষণ না আল্লাহ আমাদের মাঝে কোন ফয়সালা করে দেন এবং তিনিই সর্বাপেক্ষা উত্তম 
 ফয়সালাকারী। 


0 


৯, 
৩. 


২০ 


9 


৩, 
GC? 


৩, 


১০৯১০, 
৫৬- 
১০ 


০. 


টা 28 0422 2 “ ৬ প৫.1৫552 হ 

৪৪ ৩ ৬৬ 01 ol GF ৬৪ 
তোমাদের মধ্যে আমরা যদি মিথ্যা আল্লাহর উপর আমরা 

দ্বীনের ফিরে যাই আরোপ করলাম নিশ্চয় 


1A পর্ণ ১ 5% / 1/2 2৬ ৫ £ 
৩ (০56 ৩ 3৮5 0 ভে 3) 
যে আমাদের শোতা না এবং তা হতে আল্লহ আমাদের যখন 

জন্যে পায় মুক্তি দিয়েছেন 
₹৫৮ ৫৫ ৫৫4 ১৬ সা 2৫ পার্ক তি 
৩7 2৮55 ৯৬১ AON GS 
রব করে আছেন রব 


৮৮. সেই লোকদের সরদার মাতম্বরগণ যারা নিজেদের শ্রেষ্ঠতৃ- অহংকারে নিমগ্র ছিল- তাকে বললঃ 
“হে শুয়াইব! আমরা তোমাকে ও তোমার প্রতি ঈমানদার লোকদেরকে এই জনপদ হতে বহিষ্কার ৫ 
করে দিব; অন্যথায় তোমাদেরকে আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে।” শুয়াইব জবাব দিলঃ 
“আমাদেরকে কি জোর করে ফিরিয়ে আনা হবে, আমরা যদি রাজী না-ও হই তবুও? ৮৯. আমরা 
রবের প্রতি মিথ্যা আরোপকারী হইব যদি তোমাদের মিল্লাতে ফিরে আসি, যখন আল্লাহ্‌ আমাদেরকে এ | 
হতে মুক্তিদান করেছেন। আমাদের পক্ষে তো তার দিকে ফিরে আসা এখন কিছুতেই সম্ভব নয়, তবে 1 
আমাদের রর আল্লাহই যদি এরূপ চান তবে সেটা ভিন্ন কথা । আমাদের রবের জ্ঞান সর্বব্যাপক, তাঁরই 
উপর আমরা সম্পূর্ণ নির্ভরশীল হয়েছি। হে আমার রব! আমাদের ও আমাদরে জাতির লোকদের মাঝে 
সঠিকভাবে ফায়সালা করে দাও,আর তুমিই সর্বোত্তম ফয়সালাকারী। 


0 
28 অনুসরণ কর যদি জাতির করেছিল রর ব্যক্তিরা 
৫০৫ = 226 ০9 কর, পর্ব ৫১15 রে রর ৫. 22% [oe ১ 
22278 ৩৮৬ ৪০১৮৮০৩529০ 
৯৮ ১৪০, 
ভূমিকম্পে ০০০ ক্ষতিগ্রস্থ অবশ্যই তাহলে নিশ্চয়ই শুয়াইবের ৮৫ 
(হবে) তোমরা 
2 2 / 2% ৮০৫৫ (84 
৮) 
৩০৪৯ 232 ৩ ৩ 2 
ই পতিত তাদের মধ্যে অতঃপর $$ 2: 
করেছিল (অর্থাৎ মৃত গড়ে রইল) ঘরের অরহল ৫৫4৫ 
£ 2 2 4 EILLIL 
13 তৈরি 29 পাঠ old ৬ (১ 2৫26 ১ এ প্রি ৫ 
HS ৩১৩ \ 545 02৩ ২৪৪ 1555 | 2 (১৫ £8 j 
ছিল শুয়াইবকে প্রত্যাখান যারা তারমধ্যে তারা বসবাস (তারাএমন (1518? 
করেই হল) ফেন (458 
22924 99 ১৮৫৫৫৫ 
PEG IH OCs 22 
i ( ৮1 
তাদের সে অতঃপর ক্ষতিগ্রস্থ তারা ৫ 
হতে মুখ ফিরাল 
2244 নে | পট 2 ১4 
০৫ বে না পট ৩১৯2 ‘ না হু 
৫ আক্ষেপ অতএব তোমাদেরকে আমি নসীহত ও আমার পয়গাম তোমাদের কাছে $৫৫৫৫ 
১ করব আমি কিরূপে করেছি ) 
3৫৫ রবের গুলো পৌছে দিয়েছি $9 
0 € 551 he Y ] 
$ OO 3% ৪ 
Q 0.৫.9.0) 
% (যারা) (এমন) উপর 9% 
বে? অস্বীকারকারী লোকদের $৫ 
৫, ৯০. তার জাতির সরদারগণ যারা তার কথা মেনে নিতে অস্বীকার করেছিল- পরস্পরে বললঃ তোমরা ১41: 
$$ যদি শুয়াইবের অনুসরণ কর, তাহলে তোমরা ক্ষতিগ্রস্থ হবে২৯। ৯১. কিন্তু হল এই যে একটি প্রচন্ত $৫26.8) 
হু বিপদ এসে তাদেরকে আঘাত হানল এবং তারা নিজেদের ঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে রইল। ৯২. ! $$$ 
$I যারা য়ায়াবকে অমান্য করল তারা এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল, যেন তারা এই ঘরসমূহে $$$ 
(৫? কোনদিনই বসবাস করেনি; শুয়াইবকে অমান্যকারী লোকেরাই শেষ পর্যন্ত বরবাদ হয়ে গেল। ৯৩. | ৩ 
$I এব এবং শুয়াইব এই কথা বলে তাদের লোকদের হতে মুখ ফিরিয়ে নিল যে, “হে আমার জাতির (88$ 
$$$ লোকেরা! আমি আমার রবের পয়গাম তোমাদের নিকট পৌছে দিয়েছি, তোমাদের কল্যাণ কামনার $883 
$%%% হক আদায় করেছি। এবন সেই লোকদের জন্য কেন আফসোস করব যারা সত্যদ্বীন কবুল করতেই (৫ 
$$$ অন্বীকার করে?” 2 
ও 6৫ 
$$$ ২৯. মাত্র ‘শুয়াইব'(আঃ)-এর জাতির সরদারদের পর্যন্ত এ কথা সীমাবদ্ধ নয়। প্রত্যেক যুগের ভ্রষ্ট 8 
$$৭ লোকেরা সত্য, সততা ও বিশ্বস্ততার পথে চলার মধ্যে এরূপ অনিষ্টের আশংকা অনুভব করে। প্রত্যেক 1 
 ুঁ যুগের ধারণাই হচ্ছে- ব্যবসায়, রাজনীতি ও অন্যান্য পার্থিব ব্যাপার মিথ্যা, বেঈমানী (1%$ 
$$$ ও ছাড়া চলতে পারেনা। ঈমানদারী অবলম্বন করার অর্থ হচ্ছে প্রয়োজন হলে নিজের $$$ 
$$ পাৰ্থিব স্বাৰ্থ বরবাদ করার জন্য প্রস্তুত হওয়া । i ২৫. 
তত, ৬৬৬৬৫ 
00৩ ০৫৫৫৩ 


$$ সূরা ‘আল-আ'রাফ-৭ রি রও 
2/2 


0৫-0 ক ৰ্শ 2% EE) EY 
EE FB ৬৮ বি 5 ৮৮৫ GSS SG OF 3 


00 
$%%৮ তোমরা অবশ্যই তার মধ্যহতে অস্বীকার যারা প্রধান বলল এবং 


হত 
£88888 


মুর ১১০ ৩৭ পারা- ৯ 
৬ ৬৬ ৮ 


৬৬ ৰমা & ০৪ 22১ ও থে ))1 রর 5 


££: $$ তার আমরা ৰ নবী (এমন) কোন জন মধ্যে আমরা না এবং 
888 কু অধিবাসীদেরকে ধরেছি কোন বসতির VU 

৫৫৮ চনে কু 2246 29 টি 7৫ 2 
: 0৮4 ৩৫ OOS 2 Led ? ৮০৪ 
£22 £ অবস্থাকে আমরা এরপর অতীব বিনয়ী তারা ও অভাব দিয়ে 
1 
। 
4 তা ৬৫ 722 ৮৮৮৬ ৫ 
৬৬৬৬৬ হস 28১১ 
৫৫. 
2222 
/ 
$$$ তে / 2775 2/ দ্য 2 Z 225 ৪০৩ ঝি AE এ ৫ € 
22৩ ০১৬০ পি $ 21 ০2151 
ক টেরওপায় না তারা অথচ অকম্মাৎ রে ্বা্ছান্দে ও কষ্টে 
্ আমরা ধরেছি 
১৪, 


৬৬৫৬ 1%৬/ 385 I 5 bE ০2 5 

তাদেরকে সুতরাং তারা প্রত্যাখ্যান কিন্তু যমীন ও আসমান থেকে বরকতসমূহ 

$$%$ আমরা ধরেছি করেছিল (থেকে) 4০৪ ++ র্ 
ৃ ০০৯৮৩ $136 


সি 


৯৬৬৬৬, 
৬৬৬৬৬ 


রি -১২ ৯৪. এমন কখনই হয়নি যে আমরা কোন লোকালয়ে নবী পাঠিয়েছি; অথচ সেই 
$$ ১% £4 লোকালয়ের লোকদেরকে প্রথমে অভাব ও কষ্টে নিমজ্জিত করিনি- এই আশায় যে, তারা হয়ত নয় ও 


১১, 

১ 

৫১০৯৫, 

তারা খুব স্বাচ্ছন্দ লাভ করল এবং বলতে লাগল যে, “আমাদের পূর্বপুরুষদের উপরও এরূপ ভাল আর 
$৫৫৫ মন্দ দিন সমান ভাবেই আসত।” পরে আমরা তাদেরকে আকন্মিকভাবে পাকড়াও করলাম; অথচ তারা 
রি নীতি 
77 টের পর্যন্ত পেল না৩০। ৯৬. লোকালয়ের.লোকেরা যদি ঈমান আনত ও তাকওয়ার নীতি অবলম্বন করত, 
(তা হলে আমরা তাদের প্রতি আসমান ও যর্মীনের বরকতের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা তো 
$%অমান্যই করল। এই কারণে আমরা তাদেরকে তাদের নিজেদেরই করা খারাব কাজের দরুন পাকড়াও 


$9 ৩০. এক একজন নবী ও এক এক জাতির বিষয় গৃথক পৃথকভাবে বর্ণনা করার গর এখানে সেই সামধীক নিয়ম বর্ণনা করা হচ্ছে যা 
১-৫১৫ আন্লাহত'আনা প্রতিটি যুগে নবী দরেরণকানে অবলবন করেন। যখনই কোন জাতির মধ্যে নবী প্রেরণ কর! হয়েছে তুখন তার পূর্বে সে জাতিকে 
6% বিগদ- আপদে নিক্ষেপ কর! হয়েছে যেন তাদের কর্ণ উপদেশ শ্রবণের জন্য উনুক্ত হয় এবং তারা তাদের রবের সামনে বিনয়ের সঙ্গে অবনত 
৫ হতে প্রত হয়। এরপর এই অনুকূল পরিবেশ-পরিস্থিতিতেও যদি তাদের অন্তর সত্য ্হণের প্রতি অনুরাগী না হয় তবে তাদেরকে (্বচলতার) 
৫ ফিতনায়। পরীক্ষায়) নিক্ষেপ করা হয়; এবং এখান থেকেই তাদের ধ্বংসের সুচনা শুরু হয়। পয়গ্বরদের কথা অমান্য করা সত্বেও যখন তাদের 
উপর নেয়ামতের অচেল বর্ষণ শুরু হয় তখন তারা তাবে তাদেরকে পাকড়াও করার কোন ধব নেই। আমাদের সমকক্ষ জার (কেট নেই- এই 
{ অহংকার তাদের পেয়ে বসে; এই জ্রিনিসই শেষ পর্যন্ত তাদেরকে আল্লাহর আষাবে নিমজ্জিত করে। 


শর কব-৩/৬_ 


821 GHA HS 


৬৬. 
১%৮$কাতর হয়ে আসবে। ৯৫. পরে আমরা তাদের দুরাবস্থাকে সচ্ছল অবস্থায় বদলে দিয়েছি। শেষ পর্যন্ত $5 


৫৫১ 
৯৩ 
CR 
৪৬ 


০০৭ 
ডি 

১৪, 

eet 


৮ 
৮ 
৫ 
(১ 
১০৮, 


তি 

১ 

টু 
> 


৬৮৫ 


oO 
৫ 


১ 


্ 
(৫১ 


১০ 


9 
৫৫ 
রা 


৫০ 
টি, 
রি 

উ: 


0 


১৫৫০ 
৬ 
৯৬ 
৬; 
০১৫১ 


৯ 
oo 
ক 


্ 
< 


১ 

৬ 
৫ 
CY 


$ 
৫. 


৮০, 


৫১ 


১, 
৫ 
ক. 

রঃ 
০৭১, 


২১৪০, 
6: 
ও 

0S 

১৭১, 


টি 
$$ 
2 


১০ 


৯৫৫ 
১৫৫৫ 
১৩৯৩১ 
SLA 
১ 
৫ 


১৫, 


১০৮০০৩০০৮৭৯, 
উকি ভ, 
৩০৩.৫: 
৫6:00 


2 
bt 
৬ 


২, 


৯ 


CoE 


4০, ১৫, 
৬ 
৩৫০6 
৩ 


১০ 


0 
2% 


১০, 


0 ১০৩১, 
$4% 
ডি 
৬৮৬৬ 
৫৫০ ৫ 


৫, 


$%$$ সূরা 'আল-আ'রাফ-৭ ৩৮ পারা-৯ 0 
00% ৫ ১ 
(৫ ৫ ৪ 0 22/0016 24 22৭) ৯ / 161 $$$: 
2 5 ও ০৬ OSL 0 ৮) ০98 ON; 
৩, তারা যখন রাত্রে আমাদের তাদের উপর (এ বিপদ ' জনপদের অধিবাসীরা তবেকি ৫ 
৫৫ | কঠোর শাস্তি আসবে হতে)যে নিৰ্ভয় হয়েছে 9% 


SIRE CN PEN ৩ GH ৩051 ঠা 2 
আমাদের তাদের উপর (এ বিপদ জনপদের অধিবাসীরা নির্ভয় কিম্বা ঘুমন্ত থাকবে 
শাস্তি আসবে হতে)যে হয়েছে 


LA 1 2 খে ( #3942 23 23 ৃ 
৮৩ SG 5406 এড 90%2৫ mt 5 Ge I 
নির্ভয় অথচনা আল্লাহর কৌশল তারা তবেকি ক্রীড়ার তারা যখন দিনের ১৫% 
হ্য় (হতে) নিৰ্ভয় হয়েছে (থাকে) পূর্বাহ্ন { 
ৰ 24 ও ED 1, 2522 2 
(2১৫ ১৬৮ % ০৫3০ BD IL dl 
তাদেরকে শিক্ষাদের কি (যারা) (এমন) ব্যতীত আল্লাহর কৌশল 
? (যাদের) নাই ক্ষতিগ্রস্ত লোকেরা (হতে) 
১1১৮4 € 324 ৬ 54002 775 


বত 


১৩১ 
৫ 


১, 


(= 
৪৬ 


0 


০ 
রী 


০ 
টি 


৩, 
৮৫ 
0: 


০ 


ee 
$$$ 
চক; 


তাদের হতে তোমার বর্ণনা করেছি জনপদ এই(সব) $৫ 
বৃতান্তগুলো কাছে আমরা সমূহ র 


=O PO 
8৬৫৫৫ 
০৩:৩ 


০৪১৩ ৩) 


খেলায় মেতে থাকবে? ৯৯. এই লোকেরা কি আল্লাহর কৌশল সম্পর্কে নির্ভয় হয়ে গেছে? অথচ £%%$ 
আল্লাহর. কৌশল সম্পর্কে সেই লোকেরাই নির্ভয় হতে পারে, যারা অনিবার্ষ-রূপে ধ্বংসই হয়ে যাবে৩১। ১৫ 
১৫ স্লচ্ক্ুু->৯৩ ১০০. যারা পূর্ববর্তী দুনিয়াবাসীদের পরে পৃথিবীর উত্তরাধিকারী হয়, তাদেরকে কি এই { 
৫% বাস্তব ব্যাপারটি কোন শিক্ষাই দেয় না যে, আমরা ইচ্ছা করলে তাদেরকে তাদের অপরাধের জন্য £ 
পাকড়াও করতে পারিঃ (কিন্তু তারা শিক্ষাগ্রদ ঘটনা ও তত্ত্বের প্রতি উপেক্ষা প্রদর্শন করে) আর আমরা $+৫% 
$$ তাদের দিলের উপর মোহর লাগিয়ে দিব, ফলে তারা কিছুই শুনবে না। ১০১. এই জাতিসমূহ যাদের $৫$%৫% 
$$ কাহীনী আমরা তোমাদের শুনাচ্ছি- (তোমাদের সামনে উজ্জল দৃ্টান্তরূপে বর্তমান) 
৩১. মূল 48 (মকর) শব্দ ব্যবহৃত হয়েছে। আরবী ভাষায় ‘মকর’ এর অর্থ গুপ্ত তদবির। অর্থাৎ $₹€₹ 
এরূপ ‘চাল’ চালা যে যতক্ষণ পর্যন্ত চরম আঘাত না পড়ে ততক্ষণ পর্যন্ত যে ব্যক্তি এই চরম আঘাতে $%%%% 
আঘাত-প্রান্ত হবে সে-সম্পর্কে সে একেবারেই বে-খবর থাকে, সে জানতেই পারে না যে তার দুর্গতিময় %%%: 
পরিণাম আসন্ন; বরং বাহ্য অবস্থা দৃষ্টে সে মনে করতে থাকে- সবই ঠিক আছে। 2 


‘ সূরা 'আল-আরাফ-৭ ৩৯ পারা-৯ 


155 2:5%)126 (এ ও ১50 ৪৮৮০3 8S 23 #2 ৰ ? 
: না তারাছিল আসলে স্পট তাদের তাদের কাছে 3 এবং 
: (এমন যে). না প্রমাণসহ রসূলগণ এসেছিল 

EC Fb, PAP ৫ 2 ১৪০৫ / 

৩৫ 0৫2 2 2 ৬১৫৮৫৫০5196 
৷ অন্তর উপর আল্লাহ মোহর এভাবে পূর্বে তারা প্রত্যাখ্যান এ বিষয়ে 
লাগান hos ৰ 


৩৮5 ০৯৫ ৩5 ১৮৮৭ 6৩৬ 6 2 9 


নিশ্চয়ই এবং প্রতিশ্রুতির উপর তাদের জর রসের 


অধিকাংশকে 

{ ভি Ve Fat 1১৮ 2 B43 ৫ 
(5৮৮০ ৪১ ১ ৬৪ শি OU ৮25 উ৩৩ ৩ 
মুসাকে তাদেরপরে দি ভি সত্যতাগী অবশ্যই রি আমরা 


অধিকাংশকে টি 


5155 5৫/ পা পাত 25 

286০ 0 Ue 2 ০৮ 4) Gl 
অতঃপর তার তারা অতঃপর রনি ও ফিরাউনের প্রতি আমাদের 
লক্ষ্কর সাথে যুলুম করেছিল বর্গেরকাছে) নিদর্শনগুলোসহ 


ORI OE ৩৫৫ 
বিপর্যয় পরিণাম ছিল কিরূপ 
সৃষ্টিকারীদের 


তাদের নবী ও রসূলগণ তাদের নিকট সুস্পষ্ট ও প্রকাশ্য নিদর্শন নিয়ে এসেছে; কিন্তু যে জিনিসকে তারা 
একবার মিথ্যা বলে অমান্য করেছে তা পরে আর তারা মেনে নিতে প্রস্তুত হয়নি। লক্ষ্য কর, 
এমনিভাবেই আমরা সত্যের অমান্যকারীদের দিলের উপর ‘মোহর’ মেরে দেই। ১০২. আমরা এদের 
মধ্যে অধিকাংশকেই ওয়াদা পালকারীর্ূপে পাইনি; বরং অধিকাংশকে ফাসেকই পেয়েছি। ১০৩. 
অতঃপর এই জাতিসমূহের পরে (উপরে যাদের বিষয় উল্লেখ করা হয়েছে) আমরা মৃসাকে আমাদের : 
আয়াত ও নিদর্শনসমূহ সহকারে ফিরআউন৩২ ও এই জাতির সরদার-মাতত্ঘরদের নিকট পাঠিয়েছি। : 
কিন্তু তারাও আমাদের আয়াত ও নিদর্শন সমূহের প্রতি যুল্ম করেছে। এখন দেখ, 33275, 
পরিণাম কি হয়েছে। ৃ 


৩২. “ফিরাউন' শব্দের অর্থ হচ্ছেঃ সৌর বংশ- সূর্যদেবের বংশধর। প্রাচীন মিশরবাসীদের কাছে সূর্য : 
ছিল ‘রঘ্বে আলা’ বা মহাদেবতা, আর তারা সূর্যকে ‘রা’ বলতো। এই 'রা' থেকেই “ফিরাউন' শব্দ : 
উন্ধুত। 'ফিরাউন' কোন এক ব্যক্তি বিশেষের নাম ছিল না। মিশরের বাদশাহদের উপাধি ছিল: 
“ফিরাউন', যেমন বূশ সম্রাটগণের উপাধি ছিল 'যার' ও পারস্য সম্রাটদের উপাধি ছিল ‘খসরু'। ৃঁ 


৯, 
০, 
0 


৫ 
তং 
এ 


( 


O 
0 


0 


১ 


১ 
রি 


৯ 


১ 


ডি 
৫ 


১, 
(2 
১৮৫ 
০ 
৫ 


এট 
১ 


oO 
ক 


ক 


রি 


৮9, 
৫ 
১৫, 


© 
ডি 


> 


০ 
ক 


২ 


৫৯ 


৫ 
৫ 


টং 


0) 
> 


0 
<> 


টি 


২ 


৫ 


২০ 


১ 
ও 


ভিত 


> 


০, 
৩ 


১৯ 
০ 


এ 
() 


১ 
কী 


৮ 
বন 
F 
রন 
সী 


॥ ১০৪ 


(৯৮৪2 my 


> 
474 


৬ 
পট 


0 


০ 


/ নেক 


2 3 পাপা এ হৰৰ 
00০ সি ৮১ 


পেশ কর 


এসেথাক 
4 ৭১71 পরা 
196 £৮০৮ EL Oui 


১০০৮৯ 
টি 


তি 


১১৮৯, 
৫% 


১৬ 


১০৪. মূসা বললঃ “হে ফিরাউন আমি বিশ্বজাহানের মালিক রবের নিকট হতে প্রেরিত হয়ে এসেছি। 
১০৫. আমার পদ-মর্ধদাই এই যে, আল্লাহ্‌র নামে আমি প্রকৃত হক ছাড়া অন্য কোন কথাই বলব না! 
আমি তোমাদের নিকট তোমাদের রবের তরফ হতে সুস্পষ্ট নিয়োগ প্রমাণ নিয়ে এসেছি। অতএব তুমি 
বনী ইসরাঈলকে আমরা সংগে পাঠিয়ে দাও।” ১০৬. ফিরাউন বললঃ “তুমি যদি কোন চিহু-নিদর্শন”$৫৫ 


১7৫ 
নিয়ে এসে থাক এবং তোমার এই দাবীতে তুমি সত্যবাদী হয়ে থাক, তবে তা পেশ কর।” ১০৭, মূসা $$$ 
তার নিজের লাঠি নিক্ষেপ করল এবং সহসাই তা এক জীবন্ত বাস্তব অজগর হল। ১০৮. সে নিজের হাত"$$%$$ 
টেনে বের করল, আর সব দৃষ্টিমান লোকের সামনে তা ঝকমক করতে লাগল। ব্কু-১৪ ১০৯।. $3 
দেখে ফিরাউনের জাতির কর্তা ব্যক্তিরা পরষ্পরের মধ্যে বললঃ “নিঃসন্দেহে এই ব্যক্তি বড় সুদক্ষ ডং 


যাদুকর। 


0 


১০, 
OY 
৬ 
৮৬৬ 
0 


১৬, 
র& 


৫৫ 
০০৮০০১০০০১৭, 
৬৬৬, 


(১৫৫ 


১৫ সুরা 'আল-আ'রাফ-৭ ৪১ পারা- ৯ 


bt 
৭ 
bl 
৫ 
PO 


৮85 
১৯:৬৬ পর ৩৪৯৪৮ পর চারা ০ রত ৬১ এটি 59 ভা £ 
৫ 0 ৬৬ hd চি 2 ঞ নি 0 ₹ এ রি শট 2 
৫৫৫ তোমরা বলবে অতএব তোমাদের হতে তোমাদেরকে যে সেচায় 
KY ১৫ বল কি দেশ বের করে দেবে 
Y ) ৮ / AH eH ভার ৬ 2৩৫ TNL 
৬৮৩৩ এ ০৪১1 5 IE 2 এ HK 
A ‘ Pd 
শহরগুলোর মধ্যে প্রেরণ এবং তার ও তাকে টিল তারা 


) করুন ভাইকে 

Ltd ৫ AL 51৫ ) Ean NEAL ৫১১৯) 
৪১০০ AL ট © রগ ০% 02 ০2১৯ 
| যাদুকররা আসল এবং সুদক্ষ যাদুকর প্রত্যেক আপনার কাছে সম্হকারীদের 


আনবে 
রর mB ্র্ ৩ 2৬ 


১৫৫ ৩2 রর £ ০ 1 w > ৬৬ 
৩০৪ তে ৩; এ এব ৫০) DE ০৯০) 
পুরফ্কার জন্যে থাকবে) বলল (কাছে) 


১৮৫ বলল প্রাপ্তদের অন্ততুক্ত তোমরা 


8) 
¢ AAS 224, I 247% রত ৮৯১72 24 ৭7৫ রা Al 
26৩ OY ০1৩৬) 2 (৮৩০) ৫৯০৪ 


৮ ১১০. তোমাদেরকে সে তোমাদের জমি-জায়গা হতে বে-দখল করতে চায়”৩৩ এখন কি বলবে 

? বল? ১১১. পরে তারা সকলে ফিরাউনকে পরামর্শ দিল যে, তাকে এবং তার ভাইকে অপেক্ষায় 

১১৫ ফেলে রাখুন। এই সময়ের মধ্যে সব শহরে-নগরে প্রচারক ও সগ্রহক পাঠিয়ে দিন। ১১২. যেন 

%5 সকল দক্ষ যাদুকরকে আপনার এখানে নিয়ে আসে ১১৩. এই অনুযায়ী যাদুকররা ফিরাউনের 
৭ নিকট আসল। তারা বললঃ “জয়ী হলে আমরা এর পুরষ্কার ও পারিশ্রমিক পাব তো? ১১৪. ফিরাউন 

(৫৫ জবাব দিল ৪ “হ্যা, আর তোমারই হবে দরবারের নিকটতম ব্যক্তি 1” ১১৫. পরে তারা মূসাকে 
১৫৫ বলল £ “তুমি নিক্ষেপ করবে, না আমরা নিক্ষেপ করব?” 


a A LOM 
95 জীবন-ব্যবস্থাটি সামগিকভাবে পরিবর্তন করতে চাচ্ছিলেন এবং এই জীবনব্যবস্থার আওতার মধ্যে 
১? রাজনৈতিক ব্যবস্থাও অন্তৰ্ভুক্ত ছিল। কেননা, বিশ্বপ্ভুর প্রতিনিধি কখনো অনুগত, বশ্য ও প্রজা বনে 
১ থাকার জন্য আসে না; বরং আনুগত্য পাবার হকদার ও শাসকের দায়িত্ব বহনের জন্য: আগমন করে; 


$ দরবারের সামনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিপ্লবের আশংকা দেখা দিয়েছিল; এবং তারা 
বুঝে নিয়েছিল যে, যদি এই ব্যক্তির কথা চলে. তবে আমাদের ক্ষমতাচ্যতি অনিবার্য । 


৮ কারণেই হযরত মূসা (আঃ) এর মুখে রেসালাতের দাবী শোনা মাত্রই ফিরাউন ও তার রাজ '' » 


> 


৫, 
COLT 


> 
$ 
@ 
০ 


0 
১ 


৫ 


৬ 
2) 


০ 
bd 


১৬৬৬৭ 
এ ৫১ 
৫4-৫-৫৫ 


৫ 
৮৫ 
& 
bd 
১ 
৫ 


৫ 

ধ্ট 
$ 
bo 
৫১৫ 


ড় 
৫ 
(2 
৫ 


১) 
১ 
O 
0 


(৫ 
৫৯৫৮ 
ES 
১৫, 
KEENE 
৪ 


৫ 
৫ 

৫ 
0 


৫১৫৫ 
(টি 
৫৫৩ 
টি 
$৫৫ 
ভিডি 
০০০৫ 


১ 
৫৫ 
টু 
৮ 

6১ 
> 


১ 


১ 

টি 
১ 

৫ 


5 
কক 


২৩, 
bb 
0) 
€ 
0 
১ 


৫৩৫ 
উড 


৫ 


mm 
00.0 
৫৫৫ 
উড 
উড 


> 
৫ 
১ 
() 


2 


১৫৯ 
oS 
0 
ডি 


৫১৩ 
৫ 
6৫ 


১ 

রা 

৮৫ 
ক 


৫৩ 
৫ 

৫১৩ 

চটি 
৫ 

এ 


৫ ০০০১, 
০৯ 
৪৫৫ 
8৫ 


১ 


৫ 
গড 
৬ 
0 


১, 


© 
Eo) 


১০ 


সূরা “আল-আ'রাফ-৭ ৪২ পারা- ৯ 


৮ < 2 পপ চিত ৩ 5 প্রত 5৬১2৫ ৮) 
5 ০৮১০ ৫8৮ es 1351 EH 22816 
ও লোকদের চোখগুলোকে তারা তারানিক্ষেপে অতঃপর তোমরা সে 
যাদু করল করল যখন নিক্ষেপ কর 
22 3/53 


Cd পপ / 2) 2 Led 
৬৪৬ 1 2-5 এ ৫ ES . 58 2 
৬৯৯ ৩১৯ 2 09৪৫ ১৯০৯ 2৩১ ১১৩৭ 
১০৪, Om 
++? মূসার প্রতি আমরা অহী এবং বড় যাদু তারা এবং তাদেরকে তারা 
$$$ করলাম (ধরণের) আনল সন্ত্রস্ত করল 
(১৫১৮০ 
bb BO নর দা YA 202 রর ৰ ৮01৮৩ র্ত 3s 
£22? ফলে তারা কৃত্রিম যা গিলেফেলতে তা অতঃপর তোমার নিক্ষেপ যে 
৫৫ প্রতিষ্ঠিত হন সৃষ্টিকরে লাগল যখন লাঠি কর ' 


6 


?-০ 138 OGLABE LV IG 3 EA) 


এবং সেখানে তারা অতঃপর তারা কাজ করতেছিল যা অসত্যহল ও সত্য 


পরাজিত হল 
(114 পরও ক৬ পর্ণ পা? হু 2৯ 22944 
BE 9১৩ A B56 Gar FIL) 


তারা সিজদাকারী যাদুকরদেরকে নোয়ায়ে এবং লাঞ্চিত হয়ে তারা 


দিল 
পর 51, প্র | ১৪ ৬৫১ পা we 6/1 
৫৩১১১ (৯০ 99 oi 2% ৩ 
ৰ বিশ্বজাহানের 


রা 
হারনের ও মুসার রব রবের আমরা ঈমান 


১১৬। মূসা বললঃ “তোমরাই নিক্ষেপ কর”। তারা যে যাদুর বান ছাড়ল তা লোকদের দৃষ্টিকে যাদু 
$& করল ও লোকদের দিলকে ভীত-সন্তরন্ত করে দিল। এক কথায়, খুব সাংঘাতিক যাদু দেখাল ১১৭. 
আমরা মূসাকে বললাম £ “তোমার লাঠি নিক্ষেপ কর"। তা নিক্ষিপ্ত হয়ে সহসা তাদের এই মিথ্যা 
তেলেসমর্তিকে গিলে ফেলতে লাগল। ১১৮, এভাবে যা হক ছিল তাই হক প্রমাণিত হল। আর তারা 
৫৮৩: যা কিছু বানিয়ে রাখছিল তা সবই বাতিল হয়ে গেল। ১১৯ ফিরাউন এবং তার সংগীরা মুকাবিলার 
৫ ময়দানে পরাজিত হল এবং (বিজয়ী হওয়ার পরিবর্তে) লাক্কিত হল। ১২০, যাদুকরদের অবস্থা এই হল 
(++ যে, কোন কিছু যেন ভিতর হতেই তাদের মাথাকে সিজদায় নূয়ে দিল। ১২১. বলতে লাগলঃ “আমরা 
1 র্বুল আলামীনের প্রতি ঈমান আনলাম। ১২২ -যাকে মূসা ও হারুন উভয়েই মানে৩৪। 

৮৮৬, 

$$$ ৩৪, এইভাবে আনত আলা ফিরাউনের চালকে ভার নিজেরই উপর গরতাবৃত করেন; অর্থাৎ বরাউন নিই কৌশলজারে 
$ নিজে আবদ্ধ হয়ে গড়ে। সে সারা দেশের দক্ষ যাদুকরদের আহত করে জনসাধারণের সামনে এই উদ্দেশ্য প্রদর্শনীর ব্যবস্থা 
করেছিল যে, জনসাধারণ দৃঢ়-বিশ্বাস করে নেবে হয়রত মূসা একজন যাদুকর, অন্ততপক্ষে জনগনের মনে এ সম্পর্কে সংশয়- 
€ সন্দেহ সৃষ্টি রা যাবে। কিনতু এই প্রতিষ্িতায় পরাজিত হবার গর তার নিজেরই আহত যাদৃ-বিদ্যায় দক্ষ ও কীর্তিমান যাদুকরেরা 
ক সকলে একযোগে এ সিদ্ধান্ত জানিয়ে দিল যে হযরত মূসা (আঃ) যে জিনিস নিয়ে এসেছেন ভা কিছুতেই যাদু নয়; বরং নিশ্চিতরবগে 

তা হচ্ছে বিশ্ব প্রভুর শর্ভির বিশ্বয়কর নিদর্শন, যার সামনে কোন প্রকার যাদুর শক্তি অচল। 


OOO 
SELL 
১৫৬৬৬ 

ধক, 


১$ 
2 


৩ 
০ 
KAA AAA 


এ 
টু 


OO EO mC m0 nO nO 
OCS CO 
টি ৫৪৬ 

৬৬ 


৫ 
টি. 
3 

৯৫ 


১ 


০, 


(০১০৫০-৫১ 
00S 
৫৩ 
6৩ 


১ 


(0 


ক 
ডক 


নিপা 9 6৬7 রঃ 


৫ সবাইকে রর এরপর বিপনী হতে 138333 


র্‌ Ee ES re] তে? ১8 0%646 7 


এছাড়া(অন্য আমাদের টি না এবং 
ডং SS চি নিচ্ছ তুমি রবের ( 
১1৫০৫ ৫/ ৫৮৫ ভেলা ৫৫ 02 

$28 [৫ 2১ ৫ ১৫৬ পে রঙ 21 2 
(৫৫৫ আমাদের তুমি হে আমাদের আমাদের যখন আমাদের রি আমরা $$$ 
৫2%%% উপর প্রদানকর রব কাছে এসেছে রবের গুলোর প্রতি ঈমানএসেছি ৫ 


2? নি SSS এই উদ্দেশ্যে যে তার মালিকদের সেখান | ৫ 
৮৫৫ হতে বের করে দেবে। আচ্ছা, এখনই এর পরিণাম তোমরা জানতে পারবে। ১২৪. আমি তোমাদের (8: 
4 হাত-পা বিপরীত দিক হতে কেটে ফেলব, আর তার পর তোমাদেরকে শুলে চড়াব।” ১২৫. তারা 5৪ ও 
১4%. জবাব দিল $ “যাই হোক, আমাদেরকে তো আমাদের রবের দিকেই ফিরে যেতে হবে। ১২৬. তুমি ৫৫৫৫ 
8 যে কারণে আমাদের উপর প্রতিশোধ গ্রহণ করতে চাও তা এতত্যতীত আর কিছুই নয় যে, আমাদের (8 
81? রবের সুস্পষ্ট নিদর্শনসমূহ যখন জামাদের সামনে আসল তখন আমরা তা মেনে নিলাম। হে আমার রব ৪৬৬৬ 
4? আমাদের ধৈর্যধারণের গুণ দান কর, আর আমাদেরকে দুনিয়া হতে এমন অবস্থায় উঠিয়ে নাও, যখন 1 
(৫ আমরা তোমারই অনুগত৩৫।” রর 


৩ 

ঢ় ১৫৮4 

৩৫, লালা উন্টে যেতে দেখে ফিরাউন শেষ চাল চাল’ চালালে! । সমস্ত ব্যাপারটিকে সে মূসা (আঃ) ও $$$ 
৩:0) 

$$ 


৫ 
$%%$ যাদুকরদের ষড়যন্ত্র বলে অপবাদ দিয়ে যাদুকরদেরকে দৈহিক শাস্তিদান ও হত্যার ভয় দেখিয়ে তাদের 


OO nO nO nO, 
১৫৬৭ পর পাতায়) . ১% 
৬. নি ($% 


AANA » ০৭ 2 -১-৪ 
8৩৬ 2 ০৮১ ৬ bts 


আপনার এবং আপনাকে ও দেশের মধ্য তারা বিপর্যয় 


das Lb ০ 2৫ 
€ ০১১৪ ৬৬ 
উপর 
বু্কু-১৫ ১২৭. ফিরাউনকে তার জাতির কর্তা-প্রধানরা বললঃ “তুমি কি মূসা এবং তার 
লোকজনকে দেশে অশান্তি সৃষ্টির জন্য এমনভাবে খোলা ছেড়ে দিবে? আর তারা তোমার ও তোমার 
মাবৃদদের বন্দেগী ছেড়েদিয়ে রেহাই পেয়ে যাবে?” ফিরাউন্‌ বললঃ “আমি তাদের পূত্র-সন্তানদের হত্যা 
করব এবং তাদের স্ত্রীলোকদের জীবিত থাকতে দিব৩৬। তাদের উপর আমাদের ক্ষমতা এখানে 
সুপ্রষ্ঠিত।” 


কাছ থেকে এর স্বীকৃতি আদায় করতে চাইলো। কিন্তু ফিরাউনের এ চালও উন্টে গেল! যাদুকরেরা যে 
কোন প্রকার শাস্তি বরণ করার জন্য প্রস্তুত হয়ে একথা প্রমাণ করে দিল যে, মুসা আলাইহিসসালামের 
_ সত্যতার প্রতি তাদের বিশ্বাস স্থাপন কোন ষড়যন্ত্র নয় বরং অকপট সত্য স্বীকারের ফল। এখানে 
১৫১ লক্ষণীয় যে মাত্র কয়েক মুহুর্তের মধ্যে ঈমান এই যাদুকরদের চরিত্রে কত বড় বিপ্লব ঘটিয়ে দিল! 
মাত্র কিছু সময় পূর্বে এই যাদুকরদের মানসিক অবস্থা তো এই ছিল যে- তারা নিজেদের পৈতৃকধর্মের 
বিজয় ও সাহায্য-সহায়তার জন্য গৃহ থেকে বের হয়ে এসেছিল এবং ফিরাউনের কাছে প্রশ্ন করেছিল যে 
যদি আমরা আমাদের ধর্মকে মূসার আক্রমণ থেকে বাঁচিয়ে নিতে পারি তবে সরকার থেকে আমরা 
পুরষ্কার লাভ করবো তো? এখন ঈমানের মহাধন লাভ করার পর সেই যাদুকরদের সত্যানুরাগ ও 
কৃতসংকল্প এতদূর বৃদ্ধি পেল যে কিছু পূর্বে তারা যে বাদশার সামনে লালসার বশে বিক্রীত হচ্ছিল, 
এখন সেই বাদশার বড়াই ও শাস্তিকে তারাই প্রত্যঘ্যাত করছে এবং সেই ভীষনতম শাস্তি যার ভয় 
ফিরাউন তাদেরকে দেখাচ্ছে তা ভোগ করার জন্যও তারা প্রস্তৃত। কিন্তু সেই সত্যকে ত্যাগ করতে 
তারা প্রস্তুত নয় যার সত্যতা তারা সুস্পষ্ট রূপে হৃদয়ংগম করেছে । ৩৬. এ কথা জানা দরকার যে 
এক. যুল্মের যুগ চলছিল মূসা (আঃ)-এর জন্মের পূর্বে এবং দ্বিতীয় অত্যাচারের যুগ মূস! (আঃ)-এর 
অভ্যুত্থানের পর শুরু হয়েছিল। উভয় যুগেই এই অত্যাচার ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়েছিলঃ বনী 
ইসরাঈলদের পূত্র সন্তানদের হত্যা করা হতো ও তাদের কন্যা-সন্তানদের অব্যহতি দেওযা হতো। এর 
উদ্দেশ্যে ছিল যে, ক্রমে ক্রমে তাদের বংশধর যেন নিঃশেষ হয়ে যায় এবং জাতি হিসাবে তারা যেন 
অন্য জাতির মধ্যে নিজেদের সত্তা হারিয়ে ফেলে। 


0 
১ 


৮০৫৯ 

YS 
১১ 

> 


= 

0.0 
৫৭ 

২৩০ 


OO mC 
৫৫৫৫ 
উকি 


OO 
0 


৯, 
ডি 


৫১৫০৯ 
৬ 
0৫৩ 

OS 


“আল-আপরাফ-৭ ৪ ৫ পারা- ৯ কিক ৪৪৩ ও 
0 


6 
0 
3332 পাও 2 1 ১9 AM 4৫ 
< 55 ০1 5 hl 1৯১০৭) ্ 5৯27 (৬৩ Ub ৫, 
তোমরা ও আগ্রার্ত. তোমরা তার মূসা বলল $ 
সবর কর কাছে সাহায্য চাও জাতিকে $5 Y 
ডি 
7 2 AL 72 ১৬2১৫৭21582 
৮১৩5 2 2৬ ০ ৬% ৬৪০৮৭ HES 
৯৬৬৬৫৬ 
তার মধ্যহতে তিনি ইচ্ছে রী তা উত্তরাধীকারী আল্লাহরই . যমীন 24 
বান্দাদের করবেন যাকে করেন জন্যে $$$ $$ 
টা 
454 24% 2 02 রে নর ক ট৬৬৬৬৬৬, 
৫8 ১ 02 ১2১ 31 1005 রি ০৬৭] 2 
্ আমাদের কাছে (এর) পূর্বেও আমরা নির্যাতিত তারা  মুগতাীদের উম) 142 
মর আগমণের হি বলল আনা পরশ বি 
জী ১৫ 6 ‘6 tt 
() 2৫ Hot পর্বত ডে: 
১ ৩৮৫10 ০৯ 2K ) রা @ 
2 ০১৫ ৩ 2৬7 ৬০ OS ৮৬৬৯ ৩ ৬৩ 54 
১, রি 
(৮ ধ্বং তোমাদের সে বলল আমাদের কাছে পরেও রি 
১৩, ৩ 
$$ করবেন রব তোমার আগমণের $৫) 2. (0) 
0 (0 
CE : বনি তাারনা১৬৬৬ৎ 
Y 2 2) ও 25০ ১55৩৬ € 
: : চা 
০৫ বি তিনি লতার ও তোমাদের ৬১৬৬৬ 
বাহন দেখবেন আজে শত্রুকে 


পার্ট 


৬৩৬. বিরাট রা পাতা ১৬ রণ ৬৬ 
5 5 8597 65 0 ৬৫ ৩5 


৩৫:৮৩ a 9 SAGs dw 
44 


(১২৮, মূসা লোকজনকে বললঃ “আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য-ধারণ কর। এই যমীন আল্লাহর। 
$$$ তিনি তার বান্দাদের মধ্য হতে যাকে চান তার উত্তরাধিকারী বানিয়ে দেন৩৭। এবং শেষ সাফল্য তাদের 
$$$ জন্যই নিদিষ্ট যারা তাকে ভয় করে কাজ করে।” ১২৯. তার জ্বাতির লোকেরা বললঃ “তোমার আসার 
$$$ আগেও আমরা নির্যাতিত হচ্ছিলাম এবং এখন তোমার আসার পরেও নির্ধাতিত হচ্ছি”। সে জবাব দিলঃ 
$$$ “সেই সময় দূরে নয় যখন তোমাদের রব তোমাদের দুশমনদের ধ্বংস করে দেবেন এবং যমীনে 
১&৫ তোমাদেরকে খলীফা বানাবেন, তার পর তোমরা কি রকম কাজ কর তা তিনি দেখবেন।” বধু - 
১৫৬ ১৬ ১৩০. আমরা ফিরাউনের লোকদেরকে ক্রমাগত কয়েক বৎসর পর্যন্ত দুর্ভিক্ষ ও কম পরিমাণ ফসল 


1 উৎপাদনে নিমজ্জিত রাখলাম, এই উদ্দেশ্যে যে, সম্ভবতঃ তাদের চেতনা ফিরে আসবে। 


[ ৩৭. আধুনিককালে কতক লোক এই আয়াত থেকে ‘যমীন আল্লাহতা"আলার” এই অংশটুকু গ্রহণ ৃ 
1 করে। ও “তিনি যাকে ইচ্ছা করেন, তাকে উত্তরাধিকারী করেন’ এই পরবর্তী অংশ ত্যাগ করে। 


৫ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দলীল পেশ করে যা মূলতঃ ঠিক নয়। 


আলিপকর্ট বাদাম শী / 2.7? 


৯৬৬৬৬ ক: 
৩৩৩18805858 ও UES 
444 222 2 PLS 
222 ৩৬1৫ 12৩ 2৫০৯] চে 9৬ 112 
৫ রত 2 [< $ yh ্€ রে 2 ৫৫4 
$$$ তাদের যদি এবং এটা আমাদের তারা কল্যাণ তাদের অতঃপর £%1% 
১১: পৌছে (অধিকার বলে কাছে আসে যখন $$$ 
e0৫৩ 

৫৫৫৫-৩ 294166 2৫51 
0.0৫৫৩: 


৮৪. 
লরি 


(+++ প্রকৃতপক্ষে জেনেরাখ তার সাথে যারা ও মূসার তারা মন্দভাগ্যের কোন 


mg ৮ ৫ ENA | £ 00.0) 
৫) 1 ১85 ৩ ০৮ 12774 dei 2 
৬৬৬ 


২, 
সি 
৬. 

ক 
ক. 
9 


৫৪৫ 
2 (ছিল) (তাদের উপর) উপর দোষ চাপায় অকল্যাণ $$$ 
৩০৪১০৪১০৪১০, ৩ [J পা SCPC 
২০০৮০, ৫৬ ০ ” Fd ৫ (1 2 ০ টি (1 ৫ [| ‘ না পরশ 342 ! ৫৬ 
হি ্ রি ৬৬৬৬ 
562০৮ 2৮21 65 Ml ও$ ৮১৮ $8 
(৬৫৫ এবং জানে না তাদের ' কিন্তু আল্লাহরই নিয়ন্ত্রণে তাদের $৫৫৬৫ 
কক ভর 
2১৫৫ অধিকাংশই 83 6) 
YY YY Ly 9 
(৮৫৫৭৫ 14 € GALL LANNE $2 
১১ ও ১৫ ৩:০০ 291 ৩ % $ 
$$$ তবুও তাদিয়ে আমাদের কোন অর্থাৎ সে আমাদের কাছে ৮৫৭ 
২: না যাদুকরার জন্যে নিদর্শন সম্বন্ধে আনবে তুমি ) 
3:9৫ TAA আন ৫)| 22৫ (৫1৫ ৮৫ ৃ 
222৬ ৬৮১১৩ ০৬ 2 
1৮৬৬ S প্রাবণ তাদের জামরা অতঃপর রে 
রি $$$: উপর প্রেরণ করি 8: 
++ 2 | ) 
o-oo 0 LAAN, { পারি) রা (কি কু রর 09 
215৮ Ge! ৩০ ১৮৪ [এ $$! 
সরু (গৃহক Lue ভাবেও) নিদর্শন রক্ত ও ব্যাং ও ১% 
LLELLLL রূপে ৫ 
$$ টড ৫ 
OO OOO পরও 22 এজি 
৮৬৬৬৬ ট- ) 
2 (৮০০০৬ % { 
৫: অপরাধী সম্প্বাদায় তারাছিল এবং তারা তবুও ৫ 
৬৬৬৫, অহংকার করল 288 
9.৫৫৫৫4 0.0.90. 
টি, ১৫১৪৫ 
কিউ, ৬৩ 
1513 ১৩১. কিন্তু তাদের অবস্থা এই ছিল যে, যখন তাল সময় আসত তখন বলতঃ এরূপ হওয়াই আমাদের তং ) 
$$$ অধিকার। আর যখন অলময় দেখা দিত তখন মৃসা এবং তার সংগী-সাথীদেরকে নিজেদের মন্দ-ভাগ্যের $$$ 
০৪১০ ৯১০১০০১৩৪৮৩ ৯০৮৩০১৭৪৮৪৭ 
$$$% কারণরূপে গণ্য করত। অথচ প্রকৃত পক্ষে তাদের মন্দ-ভাগ্যের কারণ তো আল্লাহর নিকটেই নিহিত $$$ 
ক, র ₹৬৬৬ 
52 ছিল। কিন্তু তাদের অধিকাংশই ছিল জ্ঞানশৃণ্য | ১৩২. তারা মুসাকে বললঃ “তুমি আমাদেরকে যাদু $$$ 
$$$ প্রভাবিত করার জন্য যত নিদর্শনই নিয়ে আস না কেন আমরা তোমার কথা মেনে নিতে প্রস্তুত নই।" £%%%4 
০৪১০৪৩০৮৮৩০ (৬০৯ ০৭ 
$$$ ১৩৩. শেষ পর্যন্ত আমরা তাদের উপর তুফান পাঠালাম, পঙ্গপাল ছেড়ে দিলাম, উকুন ছড়িয়ে দিলাম, $$$ 
(৬৬৬৫ এ ৬৬৬ 
2: ব্যাং-এর উপদ্রব্য বাড়িয়ে দিলাম আর রক্ত বর্ষণ করালাম। এই নিদর্শনসমূহ আলাদা আলাদা ও স্পষ্ট $e 
OOO ০ ২০, ০ ৰ 
2 করে দেখালাম; কিন্তু তায়া অহংকারে মেতে রইল। বন্তুতই তারা বড় অপরাধ প্রবণ লোক ছিল। 22 
8444 ৯৯৬ 
28258 বু 
৬৬৫, ৬৫৬৬ 


অরিন CD 


৫ 
$ 
হট 

YY 

0 


3 
নে 


OO 
$Y 
$$ 
৩, 


২৩, 


০, 
৮৪৯ 
১৫৫ 

ডি 

০ 


০ ০) 
SY 
৫৩ 
০) 


১০, 


১৩, 


<> 
৩: 
ঘট 


OO 

2S 

$৫ 
> 


টং 
গু 
১$ 


৫৩৫৯ 
৫৮৫৬ 
৬৬ 
ক 
৬-১৬ 


$ 


০৪১০, 


৬৬ 
0 
রঃ 


& 
@ 


৩১ 
৩, 


রী 
৮৫ 
৫ 


0 


৮৯ 

রং 

6 
© 


১ 
৪৫ 
কক 
ক 

০১৩, 


@ 
চ® 
₹৬৬ 


5 
CY 
৫.৫ 
ঠা 


০, 
9 


৫ 
৫ 
( 


এ, 
৮৫ 
© EL 


চ 
৬:৬৬ 

বং 

ক 


££ চা ৫ 


৬০5৮৭ ১৯ 


1১4৩ SL রে শু ১4১১৫ ie 240 


তারাএত্যাখান কারণ সমুদ্রের মধ্যে 


৫2৮১৫ রত 577215 424 ০ 
৩১951 এ Our ৪৮ | 


() 
বে- ক 
বানালাম ৫ 
পা 2৫2৫2515802 ৬৬ 
০১২৯৮৪৪1৯৮6 ৃ 
0 
K 6) 
তি ক. 
রে টড 
১৯৬৬ 
j . . ৫০৫০ |) 
১৩৪. যখনই তাদের উপর কোন বালা-মুসীবৎ নাযিল হত তখন তারা বলতঃ “হে মূসা, তোমাকে $৫৫৫৫ 


১৫, 
১9, 


৩) 


তোমার রবের পক্ষ হতে যে অঙ্গীকার বা পদ-মর্ধাদা দেওয়া হয়েছে তার বদৌলতে তুমি আমাদের (1444 
জন্য দোয়া কর। এইবার যদি তুমি আমাদের উপর হতে এ বিপদ দূরকরে দিতে পার তা হলে আমরা $৫৫১ 
তোমার কথা মেনে নিব এবং বনী-ইসরাঈলদেরকে তোমার সাথে পাঠিয়ে দিব।” ১৩৫, কিন্তু আমরা $৫৫৫৫ 


(কী ant, 


৮৫৫ 
$ $ যখন তাদের উপর হতে আযাব একটা নির্দিষ্ট সময় পর্যন্ত- যে পর্যন্ত তারা অবশ্যই পৌছাত- সরিয়ে $$৫%৫%৫ 
৫5% নিতাম, তখন সহসাই তারা নিজেদের প্রতিশ্রুতি তংগ করত । ১৩৬. তখন আমরা তাদের উপর 0068৫: 


প্রতিশোধ নিলাম এবং তাদেরকে সমুদ্রে বিয়ে দিলাম। কেননা, তারা আমাদের নিদর্শনসমূহকে মিথ্যা ৩১৫. 
মনে করে অস্বীকার করেছিল এবং সে ব্যাপারে তারা একেবারেই বে-পরোয়া হয়ে গিয়েছিল। +$$$ 
১৩৭.আর তাদের স্থলে আমর দূর্বল বানিয়ে রাখা লোকেদেরকে উত্তরাধিকারী বানিয়ে দিলাম হি, 


8 সরা' কিক, 
পট সূরা ‘আল -আ 'রাফ- তা ৪ ৮ পারা-৯ ৫৫৭8 


od AER Lad 255৫) pd পর্ণ নর ৫৮৫৫৫ 
5 ৬ ৮2১ 58? gl 92১৩০ 53 U2 6০0০ 1 
? এবং তার মধ্যে আমরা বরকত যা(এমন তার পশ্চিম ও (সেই) পূর্ব দিক 
) দান করেছি ভূখন্ড) দিকেসমূহে 


lL ৩১3 লা ০৯ তে তর 2 তে 


9১64 & ৬০০০ ৬১৫ Ef ৬৪ 


৫১ 


0 
১ 


=) 
৬৬% 
৬ 


© 

৫ 
১৫১৫ 

০৫ 


নু 
€ ন 
ঙ 
4 
ORO RS nO me 
১৪ 
১১০১ 
৯৬: ৫ 
222 
Nm nO ১০৮৩ 


৫ 
্ 
১ 


£& 
খু 
3 
শু 
£ 
3 


৮ 

€ 
oe 
$$ 
oe 


Oo 
$$$ 
LO nO mt 


৫১৩১ 
৫ 
৫ 
৯ 


৫ 
০ 


এ 


3/30 ঠা ওরা কান্ট A ৫54৮ রণ 297 র্ত 
১৯০১১ ALOE ৩6725 2 le 
ফিরাউন বানাতেছিল (তা সবই) আমরা ধ্বংস এবং তারা সবর 
(শিল্প) যা করলাম করেছিল 

AI, ev 1 AE ৫. ১১৫15 ৮ রর র্‌ 
08৮৮০12৭১৮৮ 2 শ ০৯১৮%১৬ Le, 
ইসরাঈলকে বনী আমরা পার আর তার উচ্চ করতেছিল (তাসব) এবং 

করালাম (প্রাসাদ) যা 

৬ পর শত € ১১৫ এর 10 AL 2/4 
তা Bf GE ৫৮ 23 GF HG S| 
১$৫শ তাদের প্রতিমাদের উপর তারা ইবাদতে এক কাছে অতঃপর সমুদ্র 
$£1%$ (নিমিত্ত) লেগেছিল জাতির তারা আসল $ 


চি 


০১, 
৩ 
উ 

এ, 
রে 


১৩ 

ও 
১ 

রো 


OO Om 
ক 
9 


১ 
= 

৪৬ 
৫৫ 

টি 
2% 
> 


৩ 
৫ 
00: 


২১৯, 
৬৬ 
৫ 
৫৬ 
৬ 


0 
$e 


KK) 
৫৬ 
৫ 
সী 
৫৫ 
$৬$$ 


৫৫১ 
১ 


টি 
ও 
৫ 


১০৪, 
৬৬ 

১ 
oo 
৬৪৪ 

CY 
8 


0 
সখ 
রো 
& 
৫ 
0 
২ 
৮ 
টং 
LD 
১০৫ 
৯৫ 


> 
টিং 
ও 
টং 
2 
১, 
৮ 
ি. 
bd 
১ 


৫ 
৫ 
& 
ক 


২০ 


63 
© 

রি 

6৫ 


৫১ 


০, 

১৫ 
৪৬. 
$৩ 

৪০১ 

১৫৬ 

১৫ ১৫ 

oes 


741 221 224 1/4 he HS ANA / 391, HL 204 
20৬ ১51 ০৪ LT ৩) ভা ০৬ 5০25 58 IS 
$৫৫৫৫ (মূসা) দেবতা তাদের জন্যে যেমন একটি আমাদের বানাও মূসা হে তারা € 
(48 বলল সমূহ (রয়েছে দেবতা জন্যে বলল 


৫৫১ 
৯৫৬ 
৫$ 
ডো 
৩১৫১ 
কউ 


১৫১) 
৩ 
৪ 


টক 


কিউ. 
0: 
১৫১৫ 
C\ 
ত্‌ 
নি ন 
২ 
র্‌ 
উড 


8 
OD 
ফি 


© 


১০৪৮৩, 
৬ 
$$ 
৮ 
ডি 
E 
ও 
টি 
oS 


2 
কক 
$$ 
১০৪০৩, 
৫ 
৪৫ 


< 
| 
০ 
৬৯ 
0 
৮ 
৫ 
৩, 


ba 


OG 
৫ 

৪৮৪৪৬৬৬৬৬৪৩ 
() 


১৫, 
© 


টি 
{ 
3 
চু 
‘ 
রর 
E 
ধু 
ৃ 
রব 
& 


0 


Q (১ 
$$ ইসরাঈলের ভাগ্যে তোমার রবের কল্যাণময় ওয়াদা পূর্ণ হয়ে গেল। কেননা, তারা ধৈর্য ধারণ 


4 করেছিল। আর ফিরাউন ও তার লোকজনের সে সবকিছুই আমরা বরবাদ করে দিলাম যা তারা 
৫ বানাচ্ছিল এবং উচ্চ করছিল। ১৩৮. বনী-ইসরাঈলকে আমর! সমুদ্র পার করিয়ে দিলাম। তারা চলতে 
৮ চলতে পথে এমন একটি জাতির নিকট এসে পৌছিল যারা নিজেদের নির্মিত মূর্তির পূজায় নিয়োজিত 


1 ছিল। বলতে লাগলঃ “হে মূসা, আমাদের জন্যও এমন মা'বুদ বানিয়ে দাও যেমন এদের মা'বুদ 


© 
কী 
ক 
$ 


৫৬ 
ও 
0S 


0 


0 
Rd 
৫৫ 


২৩, 


৩ OO nO. 
৬৬৬৬৬ 
LE 
চক ক 
ক 0) 


9 


৫৫ 
৫১ 


৩১, 
৫ 
৫ 
bt 
kK) 
৫ 


NO nO 
SL 
১ 


৮৫ 2 4 
9929 রয়েছে”৩৯। মূসা বললঃ “তোমরা বড় মূর্খ লোকদের মত কথাবার্তা বলছ।” ৮৬৫ 
৬4৮৮৫ কার 6.0.66: 

COLL 6৩৩৩ 
KCC 33:3: 
0.00.6) A $$৫৫ 
(6 ৩৮" অর্থাৎ বনী-ইসরাঈলকে প্যালেষ্টাইন তূখন্ডের উত্তরাধিকারী করা হলো। পবিত্র কুরআনে বিভিন্ন 4? 
$$$ জায়গায় প্যালেষ্টাইল ও সিরিয়ার ভুতাগের জন্যই এই শব্দগুলি ব্যবহন্ত হয়েছে যে আমি এই ডুখন্ডের $$$ 
$$$ মধ্যে রবকত দান করেছি। ৩৯. এ জাতি যদিও মুসলিম ছিল, কিন্তু মিশরে কয়েক শতাব্দী যাবত এক ৫4 

"৫৫44 পৌত্তলিক জাতির মধ্যে বাস করার প্রভাব ছিল এটা । $$$ 


সূরা 'আল-আ'রাফ-৭ ৪৯ পারা-৯ ৫৬৫৩ 


AAG LE ৫ পা 
9 09% 2% ৩ 94 5 9৩ ০6৩ %৪ N38 ৫1 
তারা কাজ করে আসছে যা ভ্রান্ত এবং লিগ্ত তারা যাতে বিধ্বস্ত “এসব নিশ্চয়ই 
আছে হবে (লোক) 


৩৬ 28 $ ৬৪] (550 abi পা ON 


df এরি 2৩৬ 1 ৩2 ৬৫ 12 2 

O22 ০1 2 2912 ও SG ৫ 

ফিরাউনের লোকজন হতে তোমাদের আমরা (ম্বরণকর) এবং রে 
উদ্ধার করেছিলাম যখন 


LO / 28545. 7 3 ৫১৭ A EX AD 7 392337 
০৯০০ 2 HET ০6 glad 24 ৮৯৭ 


জায় শরীৰিত ও. তোমাদের তা হতযাবরত বাথ নিকৃষ্ট তোমাদেরকে যন্ত্রনা 


রাখত | দিত 
€ ৪ Un 4 2 ৬ A A | 20 রা এটার * 
9৮ 25. (১০ ও jt ১১ ) 2, দি 
$$: তোমাদের পক্ষহতে পরীক্ষা এর (ছিল) ও তোমাদের 
১. রবের মধ্যে নারীদেরকে 
24 1247 Lad 73,14 122 42/1 / 
কষ ঙ ৮০) 2 ৬) ৮ ঞ 
(০ | 5 4 ২০৩ +8 ৬৬৬১ 2 { 
(আরও} তা আমরা ও রাতের ত্রিশ  মৃসাকে আমরা নির্ধারিতকরে এবং $$$% 
দশদিয়ে বোড়িয়ে)পূর্ণকরি (জন্যে) ডেকে পাঠিয়েছিলাম  £ 
৫4৮৫ ৫৩ পর্ব =u DBL? CAA SY 
lb ৩2581 7১ ৩৪০ পি ৫% 


ই 
প্র 
ন) 
3 
চু 


রাত 


এ 


© 


১৩৯. এই লোকেরা যে নীতি অনুসরণ করে চলে তা 'তো বরবাদ হয়ে যাবে, আর যে আমল. তারা 
টু করছে তা পূরাপূরি বাতিল।" ১৪০. ভার পর মূসা বললঃ “আমি কি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের 
৮$ জন্য জার একজন মাবুদ তালাশ করব? অথচ তিনি আল্লাহই যিনি তোমাদেরকে দুনিয়ার জাতিগুলোর ' 
₹% উপর শ্রেষ্ঠতৃু দান করেছেন। ১৪১. এবং (আল্লাহ বলেন) সেই সময়ের কথা স্বরণ কর যখন আমরা 
ফিরাউনের লোকজন হতে তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম। তাদের অবস্থা এই ছিল যে, তারা 
৮% তোমাদের কঠিন আযাবে নিমজ্জিত করে রাখত, তোমাদের পুত্র-সন্তানদের হত্যা করত এবং 
$ তোমাদের মেয়ে লোকদেরকে জীবিত থাকতে দিত। আর এতে তোমাদের রবের নিকট তোমাদের 
বড় পরীক্ষা নিহিত ছিল”। ঝ্রস্ক্ু-১০। ১৪২. আমরা যৃসাকে ত্রিশ রাত (ও দিন-এর জন্য সীন 
পর্বতের উপর) ভাকলাম। পরে আরো দশ বাড়িয়ে দিলাম। এ তাবে তার রবের নির্ধারিত মীয়াদ চ্লিশ 
} রাত (ও দিন| পূর্ণ হয়ে গেল। 


৮৩০৮০৮১০৪১০, 
৫৬৫৫৫ 

SOOO 
® 


2° 
9০৫ 
১, 


০৮১৯০ 
১৫ 

এ, 

টি 


৬৬ 
ক 
৬ 
৬ 
£& 
7 
টি 
8 
i 
bf 


১৫ 


১ 
১ 


১৮, 
৫ 
0 
$ 


$$ 
3 
০০: 
রী 
8৭ 
২ 
ষ্ঠ 
১ 
১ 
০৪ 
ই 


৩ ওত পার্ট পি 
তাব মূসা বলল ও 


৫১৫ 


2 
5 
রই 
নর 
নু 


১2 ১8৬ 
22 
৫১৫ টি 
সা 
a § 
এ 
৬৬ 
8 
+ 4 : 
|) i 
৩ 
০৫ 
১ 


২ 
LG 
রী 

১ 
0. 


ও 
$ 


১৯৫ 


> 

টি 
ক 

৯৪৮৯ 


০০১, 
৫% 
৮৫ 

2 


৫ 
2 
ী 
@ 

৫৫ 


J করো কর 
GA ৮ ৫ 
৫0 6 HY 2 UES or 
সে তাররব তার সাথে ও আমাদের 
কথা বললেন নির্ধারিত সময়ে 


A 2৮1৫ ভা ৫16৫ পি) ও 
/93 ৮৮ ০১ ০৩5) ০ 
কিন্তু তুমি আমাকে কক্ষণ (আল্লাহ) তোমার (যেন) 

দেখতে পারবে না বললেন প্রতি আমি দেখি $$$ 


এ 
১ 


৫ 


খু 
4 
a 
হম) 
হু 
FL 
5 
a 
রর 


৯ 
SELL 
0.0.0 
OO 
২০ 
bo 
“LL [3 
Sv 


০) 
৪৬ 
৫৫ 
DE 
৫১৫ 


ক 

oe 

000 

সু 

নে 
EE 

বন 

সু 


(YY 
কক 
কক 
OO a Os 
৮৮ ৯ 
eb * 
০... 
সপ 
|) 
rh) 
৯৬ 


ন 
5 


৫০১ 
ক 
ঞ 


ৰ 


0 


৫৩১ 
৬ 
৫ 
১ 
৫ 


৯ 


০৫, 
$$ 


৫ 
১&0. 


0 
8 
টি 
চি 
২ 


এরি 72৮5 7020/4 4d এত ও 
++ জ্যোতি প্রকাশ অতঃপর আমাকে তুমি শীঘ্রই তবে তার জায়গায় স্থির থাকে 
১৫৫৫ করলেন যখন দেখতে পারবে (পাহাড়) 

রি A 1০2৮. প্রেত NE 
৬ ie a yr এ 


£ 
5 

অতঃপর অজ্ঞান মূসা পড়ে এবং চূর্ণ তা পাহাড়টিতে 
পেন বিচৰণ 


0 

$$ 

১ 
() 


১৫ 
তং 


2 
$8: 


এ 
9 
৮$ 

৫ 


৫ 


৪ 


৫১ 


০ 
Et 
৬ 

৫ 
১০০ 


9 
০৯৮৩১, 
টি 
কক 


যখন হয়ে করেদিলেন 


O 


© 

৫৫ 
রি 

৮৯ 


রহ 
8৫ 
৫৫ 
SL 
nN 


০৪০, 
6০ 
00 
৫৭ 
®D 
ক ৯ 
৪ 
চি 
সি ১৬ 
tt 
= 
C~ 
৬৮6৯ 
সা 
LAS 
সিসি 
৬০ ** 
নি 
8১ ৬ 
সে 
t 
b\ 
৬ 
be) 
bb 
০ 


34 

নু 
< 
41 
Ft 
খৰ 
ৰ 


তং 
LG 


6-৫ 
টা: 
bb 


8 
0 


রওনা হবার সময় সে তার তাই হারুণকে বললঃ “আমার অনুপস্থিতির সময় তুমি আমার লোকজনের ৫৫৫ 
উপর আমার প্রতিনিধিত্ব করবে, তাল ভাবে কাজ করবে এবং বিপর্যয় সৃষ্টিকারী লোকদের রীতি-নীতি 
অনুসারে কাজ করবেনা।” ১৪৩, সে যখন আমার নিদিষ্ট সময়ে এসে পৌছিল এবং ভার রব তার 
সাথে কথা বললেন, তখন সে নিবেদন কললঃ “হে আমার রব, আমাকে দর্শন দাও, আমি তোমাকে 
দেখব।” বললেনঃ “তুমি আমাকে দেখতে পার না। তবে হ্যা সামনের এই পাহাড়টির দিকে একবার 
দৃষ্টি নিক্ষেপ কর, যদি তা নিজ স্থানে স্থির দাঁড়িয়ে থাকতে পারে তা হলে অবশ্যই তুমি ‘আমাকে 
দেখতে পাবে।” অতঃপর ভার রব পাহাড়ের ওপর জালোকসম্পাৎ করলেন এবং তাকে চূর্ণ -বিচূর্ণ করে 
দিলেন। আর মূসা চেতনা হারিয়ে পড়ে গেল। যখন হুঁশ হল তখন বললঃ “পবিত্র তোমার সভা । আমি 
তোমার দরবারে তওবা করছি, আর সর্বপ্রথম আমিই ঈমান আনছি। 


১০, 


১ 
১ 
0S 
১, 


১৩, 
১, 


ক 
© 
রে 


ডি 
$$ 
ক 


১০, 


টি 
৮ 


১, 


১৩ 
০০০ am mC mC 
কর 


১ 
$$ 


টু 


৪৩ 
২১০৯৫, 

টিং 

bbb 


১ 


৭৮ 
কি 
0৩ 


CRY রি রী ১৫৫৫৫ 
$$ সূরা 'আল-আ'রাফ-৭ ৫১ পারা- ৯ $৫ হু 
ক, রগ ু AL পাঠ) 5 ৬ 2 
++ (৫৯. ) ঢ ls ০১৫] 91৮1৫ ক 
৪৪৬ (5) ৯1০০ { 2 6 
$$$ ob) Be ৫১৫ টি 41, ত G4 শে $$ 
৩৬, ও আমার লোকেদের উপর তোমাকে আমি নিশ্চয়ই মূসা হে (আল্লাহ) ভর, 
উকি, রিসালতের জন্যে বেছে নিয়েছি আমি বললেন $$ SRY 
LLL ৫ 
4 2 ডু ৫ 9: টি টা রি 29৮ 5 পর্ণ ১৫ 
ED) রঙ হে রতি eG ৫ ৫ 
2২ GU 02 0৮ £ ৬৩৪ ৬ SS 489 রর 
$$$$ এবং শোকর অন্তর্ভুক্ত হও এবং তোমাকে যা অতএব আমার বাক্যা- $$৫%3% 
$$$ কারীদের আমি দিয়েছি হণ কর  লাপের জন্যে 8 
৫১৫৯৫ 4 পা 52৮১ 1174 
৮৭৭9 ¢ WA 26 এ কর্চি 2 PEC . ৫ PAA ১০১৫১০১ 
OO OO |e টে 5) 179 
222 3 ৮5555 5৬ Bos 21591 3 ০ ৩৩ LE 
২ ও উপদেশ জিনিসের প্রত্যেক ফলকগুলোর মধ্যে তার আমরা 2 
ক ১ 
১৫1৮১০১5৫৮৫ ৫224. 2 Be 4 3 27 8৫ 
৫ ৬৯ রর ই 1 ১১ ৬ ০৪১ চো 7 
3 ৬০৮ ৮৮ 5 IH ৩৬৯১ cil 9 
(84? তোমার নির্দেশ এবং দৃঢ়ভাবে তা অতএব কিছুর জন্যে বিস্তারিত $$ 
$৫৫: জাতিকে দাও ধারণ কর সব (হেদায়েত) $€ 
ৃ CS 
১8 ০ অর্পণ ৩৫১০১ ই পর > A ৫০ পর 3% - 1৮ ৪ 
২ ১০0৩ Gui ol> Ss > ৬1১৩৬ হি 
৮৫ ৬৪ 
$ ফিরিয়ে দেব সত্য - বাসস্থান তোমাদেরকেশীঘ্ুই তার উত্তম তারাগ্রহণ 33. 


টে আমি (দৃষ্টি) ত্যাগীদের আমি দেখাব তোংৎপর্য)সহ করবে 


টা 

১১৩৪৩, ০ রি 2 ] / A 

৯৫৫ £ ৮৫ 2৫ রি ১) ৫৯৫৫৫ 2 2০3) 2 Y 
5 ১8৮19 ০9 & ০54 023 ঠ ৩৮ তু 
(৫৫ এবং অন্যায়ভাবে যমীনে অহংকার করে যারা আমার হতে ৫ 

$$$ নিদর্শগুলো . ধু 
টি AS পা 02০৫ 2 রর পণ 05৮ 225৫, ০৮৮৫1 ৫ পা 2 ক ১৫৫ 
৬5 রি ৫ নিবি: AL তির 
38 Ung B32 0) 2 Wil Y Hl 195 0) পু 
$$$ পথ তারা যদি এবং তার উপর তারা না নিদর্শন প্রত্যেক তারা যদি $$$$$4 
১০৯৭১০৮১৪৮০, ১৫১ 
কক, দেখেও ঈমান আনবে দেখেও ৬৬৮৬৬ 
$$$: নত 2856 শা 08) 82 
2 হু ha ৮১৩৩৩ ৯) ৬১৯১ £ 88 
2 পথ হিসেবে তাতারাখ্রহণ না সঠিক ৫ 
৬৬. করবে রং 

০ রি 0 

6 ৩৪০, 9 

৬ 


£$ ১৪৪. বললেনঃ “হে মূসা আমি সব লোকের মধ্য হতে তোমাকে বাছাই করে নিয়েছি আমার নবুয়্যৎ $৫ 


৩, 


8৬ 

4৫ দেওয়ার জন্য এবং আমার সাথে কথা বলার জন্য। অতএব আমি তোমাকে যা কিছু দিই তা গ্রহণ কর $$ 
$$$? এবং শোকর আদায় কর।” ১৪৫. অতঃপর আমরা মৃসাকে জীবনের সকল বিভাগ সম্পর্কে উপদেশ ও 14 
$9৫৫ সর্ববিষয়ে সুস্পষ্ট হেদায়াত তখতির উপর লিখে দিলাম এবং তাকে বললামঃ "এই হেদায়াত-সমূহকে $$ 
$$$ মজবুত হাতে শক্ত করে ধর এবং তোমার লোকজনকে আদেশ কর, এর উত্তম তাৎপর্য মেনে চলবে। $ 

$$$ শীত্বই আমি তোমাদেরকে ফাসেকদের ঘর দেখাব। ১৪৬. আমি সেই লোকদের দৃষ্টি আমার $$$ 
১ নিদর্শনসমূহ হতে ফিরিয়ে দেব যারা কোন অধিকার ব্যতীতই যমীনের বুকে বড়-মানুষী করে বেড়ায়। £ ৃ 
$$$ তারা যে নিদর্শনই দেখুক না কেন, তার প্রতি কখনই ঈমান আনবে না। সঠিক-সরল পথ তাদের ₹$$4 
(৫ সামনে আসলেও তারা তা গ্রহণ করবে না। ৫ 


তি 
888৬৬ 6৬. 


১ 
৫ 
৫৫০ 


& 
CYS 
NS 
A 
৮২ 
₹১ 
Cn 
৬৬ \ 
© 
N 
bY 
পি ৬ 
২ 
চিত N 
৬৮১৩ 
৩ 
৬৬* 
EE 
= এ 
সে 
i 
£ 
২ 


টি 
০, 
টি! 


১) 
কিউ, 


L223 Bile পপ 4৫ 


1১০ 05 555 235 ৬ঞ 256221286৩০ 8) 
এবং 


তার পরে মূসার জাতি বানাল তারা কাজকরে আসছে যা এছাড়া 


ক 

0 2/0/2344 97% / 2/7 43> 2 wi? 2 

৯ ০০1 19921 | => 4 1৬৬০৯ ৯১৮ ৪9৮ (৩2 

না যে তারা দেখে হাম্বার তার অবয়ব বাছুর তাদের দ্বারা 
তা নাই কি ছিল (সম্পনন) অলংকারগুলো 


২ / 1 2202 ৪১2৫৫ প্র5৫ ৩৩ ঠা 4 / 3995409 
রর ৮711 ৬০ উ 

6৩৮ 1৮$ 35 5৩৬০) ০৮৬৯০ GIGS 2 পি 

যালিম তারা এবং তা তার৷ গ্রহণ করল (সঠিক) তাদের না এবং তাদের সাথে 

ছিল (িপাস্য-রূপে) পথে পরিচালনা করে কথা বলে 


4 বাঁকা পথ দেখা দিলে তাকেই পথরূপে গ্রহণ করে চলবে। কেননা তারা আমার নিদর্শনসমূহকে মিথ্যা 
পু মনে করে অমান্য করেছে এবং তাকে কিছুমাত্র পরোয়া করেনি। ১৪৭. বস্তুতঃ আমাদের 
৫3 নিদর্শনসমূহকে যে কেউ মিথ্যা মনে করবে এবং পরকালে কাঠগড়ায় দাঁড়ানোকে অস্বীকার করবে, তার 
সমস্ত আমল বিনষ্ট হয়ে গেল। লোকেরা এ ছাড়! আর কি প্রতিফল পেতে পারে যে, যেমন করবে, 
৫% তেমনি ফলই পাবে। ব্ম্কু-১৮ ১৪৮. মূসার চলে যাওয়ার পর তার জাতির লোকেরা নিজেদের 
অলংকারের দ্বারা একটি বাছুরের পুতুল তৈরী করল। তা হতে গরুর মত আওয়াজ বের হত। তারা কি 
১৫ দেখত না যে তা না তাদের সাথে কথা বলে, আর না কোন ব্যাপারে তাদের পথের সন্ধান দিতে পারে? 
৮৫ কিন্তু তা সত্বেও তারা তাকেই মাবুদ বানিয়ে নেয়। আর তারা ছিল বড় যালেম৪০। 


৫, 
৮ 


bt 


© 
৫ 
bt 


৬ 


রো 
0 
Ke 
টে 
০, 


৯, 


On 

উড 

ও 
৬৬ 


্ 
১4০৮১) 
90 


০৯০ 
:® 
Ld 
bd 


@ 
৩ 
টি 


্ 


টি 
০ 
ad 


৫ 
৫ 
৫ 


0 
১ 
৮ 

6 


১০, 


৫৫ 

ক 
৫ 
এ 


৬ 
৫৫৮ 
৫৬৫ 
৫ 
৫৫ 


তু 
৫১৫ 


৫) 


৩. 


ক 


৩, 


০, 
রী: 
টি 
৫ 

৯০ 


২০, 
১, 


৩, 
bt 
0 
৫ 


০ 


ক) 
৮ 


২০, 


৫ 
৪ 
৮৫ 


০ 


৩, 
৩. 


২৩, 


৬৬৬৬৬ 
+৬৮৬৬৬ 
৪৬৬ 


৬৬৪৬৬ 


> 
০, 
6৯ 


৬৬ 
১৬৬ 
টি 


=) 

ঞ 
১৪১০, 
৫ 


$৫৩৩ 


৫৯ 
১ 


® 
৩ 
ভিউ, 


২০, 


১৩, 


oe 
$0৩0 
ক 


৩৮, 0 
e০০৩ 
০৩৩: 

+++ 


২০, 


৩, 


১ 
© 


টং 
৭১, 
৫% 


১৫১, 


৯ 


0 


৩ 
তা 


© 
উকি, 
oe 


Q 
( 


৩৪৩, 


০ 


৬) 

&- 
bl 
৫০৫ 


৫29 
$ 


0 
0 


২০৪১০, 


১৩, 


% 
৫% 
0% 


0 
২০, 


৩, 
১৯ 
২৩, 
© 


ED) 
০, 

রী, 

রি 


৬. 


০ 
০. 


০, 
তু 
৫০৫ 

৪৫ 


> 
৮৫৪ 
00 
গু 
০, 


0 


১ 


০, 


টি 
৫ 
রঃ 


০, 


০, 


২০, 


Cc) 
৬৬ 


১০, 
2 
৩ 


© 


৫ 
85 
৫ 


৪ 
ক 
২০ 
৪ 


গু 
১ 
@ 
ক 


৩, 


১৪১০১, 
৩০:৩৩: 

টি 

৫০ 


১৫১, 


৮ 
৪৬ 


১ 
টি 


৫৫১ 
KLE 
0S 


৫৫১ 
৬ 
৯ 
৫ 
১ 


> 
৬০ 
LLY 
৯ 
0S 


৩১ 
SEQ 
৬ 
র্‌ 
র্‌ 


১ 
৪ 
১ 

তু 


০০০০৩, 
CCE 
১৫১৫ 
৪৬৭ 
১ 
৬ 


তু 
১৩, 
CY) 


& 5% EL TW 


ও আমাদের আমাদের উপর না অবশ্যই 


3 
নু 
8 
ন 


oo 
0:৫৫:6৫ 
2 


0 


৫৯ 
0 
ক 


২, 


টং 
৩, 
১৬৬৬ 


= 
৫ 


0 


$% 
1৬ 
৬৬ 
সি 
৭ 
ৰ 
€ 
$\ 
G= 
৬ 
৫. 
£ 
মা 
eb * 
৬ ৯ 
x 
le \ 
© 
ঢং 
+ 


৫৫ 5 ৫ 

GG | $১9 

০১৩১৩, 

$$ রাগান্বিত তার মূসা প্রত্যাবর্তন যখন এবং ৬ 

৫৫৪ ৬৭ 

৬৬৩ হয়ে জাতির করল 
৫১, 


=) 
১ 
ক. 


৩০৪ রা 0৬ rf 


৫? 


On, 

৬ 
টি 

১৫ 


< 
৮ 
চুক 
Ee) 
৩ 


৫ 
১ 


$৬ 
$ 
টং 


2 hid 00 রা রি ৮৫ 

ugly ৬৬৮1 2 Fa bl (১) | 5 ৪ ৮০ yl 

KE মাথার ধরল এবং ফলকগুলো ফেলে এবং তোমাদের আদেশের 
(চুল) দিল রবের 


IO EAL ELL LOR ৫4৮১1 ANE ১৫ 25৫ 
Ural axl ৩) Al cl ০৩ ৯ ৫৩০1 ৪১০০ 
আমাকে পরাভূত এজাতি নিশ্চয়ই মায়ের ছেলে (তখন) তার দিকে তাকে 
করেছিল (অর্থাৎ হে ভাই) সে বলল টানল 
2% 


HSH G ৬৮টি SH ত 022৩০ 136 এ 


উপর দিও না হয়েছিল 
রণ 


২১৮০ 
৬ 
টু 

ক 
> 


৫ 
৫ 
টি 

টি 
> 


> 
৪৬ 

২৯, 

এ, 


০ 
৬১৬৪৬৬৫৬৬৪৪ টি, 


৫০112 2 নে 

9 ৫25১) CH A ঠেজ্ঞ 22 
যালিম লোকদের অন্তর্ভুক্ত আমাকে গণ্য না এবং ১৫৫ 
করো ৬৬ 


© 
Com) 
XE 
১০০ 
৩১১ 


১৪৯. তার পর যখন তাদের ধৌকার গোলকধীধা৷ ভাঙ্গল এবং তারা দেখতে পেল যে প্রকৃতপক্ষে তারা 
পধত্রষ্ট হয়ে গেছে, তখন বলতে লাগল- আমাদের রব যদি আমাদের প্রতি অনুগ্রহ না করেন এবং 
আমাদেরকে মাফ না করেন তা হলে আমরা ধ্বংস হয়ে যাব।” ১৫০.ওদিকে মূসা ক্রোধ ও দুঃখে 
ভারাক্রান্ত হয়ে নিজের লোকজনের নিকট ফিরে আসল। এসেই সে বললঃ আমার চলে যাওয়ার পর 
তোমরা খুব খারাবভাবে আমার প্রতিনিধিত্ব করেছ! তোমরা কি এতটুকুও ধৈর্য ধারণ করতে পারলে না 
যে- তোমাদের রবের ফরমান পাওয়ার অপেক্ষা করতে?” অতএব সে তখতিসমূহ ফেলে দিল ও নিজের 
ভাই [হারুন)-এর মাথার চুল ধরে তাকে নিজের দিকে টানল। হাকুণ বললঃ “হে আমার মায়ের পেটের 
ভাই, এই লোকগুলি আমাকে পরাভূত করে নিয়েছিল, আর আমাকে মেরে ফেলতে উদ্যত হয়েছিল। 
অতএব তুমি শক্রদেরকে আমার উপর হাস্যরস করার সুযোগ দিওনা এবং এই যালেম লোকদের মধ্যে 


আমাকে গণ্য করো না। 


উ৪৬ 
১১৩ 

ক 

5৬৬৬ 


৯ 


৫৫ টী 
১৬ 
০-০০ 


৫১ 


ৰ 
৮6 
১ 


রং 
১৩১ 


CY 
LLP 
৯৮৪৬৬ 


এ 


৮ তিন্নি ভিল 


১৫, 
৬৬ 


SELLY 


৮০৭৯ 
সী 


০ vet (8 89 (8৯৯১) 1 ৩১1 


SL 


0 
টক 


শী তাদের বাছুরকে গখ্রহণ যারা নিশ্চয়ই দয়াবানদের শ্রেষ্ঠ তুমিই $$ 


0 
উপর পড়বে (উপস্যর্ূপে৷ করেছিল দয়াবান Rt: 


SS Lilo 4 ডিভিডি - 
(৩৩৬ 2 ৮৬৬৭ 2৮13 ১5 1% $ 0 wt 

এভাবে এবং দুনিয়ার জীবনে সপ পক্ষহতে ক্রোধ 
Dud 


৫ | ৫ শীত 2A 
SEU 58 রত ০ SS 
মন্দ কাজকরে 


যারা এবং 


৮৫ 
০১৩১৫ 
৫৫৬৫৬ 

6৫ | 


৫ 
ক, 


১, 
৪8৬. 
0 b& 
SoS 
GS 
0 
০. 


$$ 
(4৫ 
On 0 OO 
9.0.0 
০২ 
গর ডি 
সি 
ACR 
PA 
যু 
১৩ 
5 ৬৬৮ 
ত্র চং : 
1 
্‌ 


&$& ৩১ 
৫৫৪ 
৬৬ 


এঃ 
SER 


৩৫ টি (2) Te $$$ 
৩৮০৫৫ ৫ 2 ০ 
হতে প্রশমিত হল যখন এবং মেহেরবান $$$ 


৪ 
১৯ ৩ $৫৮% 


AA deel 3° 
C0 
৬০৬৫ ৫ ৬৩-৪৯ 


৫) 
তাদের রহমত ও হেদায়াত তার লিপির মধ্যে এবং $$$ 
জন্যে (ছিল) $ 

পর্ণ 2০ RAL জি ক 


CE) (*) +১১০ 88 


১০ 

৮ 

0 

$5 
কর 

৮৫ 


+++ ০ পে (৮ - 2৩৩৬, ০) 
যারা 


৯, 
৪ 
টু 
C=) 
000 


৫ 
৫৫ 
টি 
৬৬৩৬ 
৫ 
LQ 


১৫১. তখন মূসা বলল “হে আমার রব, আমাকে ও আমার ভাইকে মাফ কর এবং আমাদেরকে তোমার $$$ 
রহমতের মধ্যে দাখিল কর- তুমহি সবচেয়ে বড় দয়াবান। ক্রশ্কু-১৯ ১৫২. (জবাবে বলা হল)ঃ “যে$€$ 


জীবনে লান্কিত হবে। মিথ্যা রচনাকারীদেরকে আমরা এই রকম শাস্তিই দিয়ে থাকি। ১৫৩. আর যারা 
বার টার তাক নিন লারা মার 
রব ক্ষমাশীল ও করুণাময়” ১৫৪. পরে যখন মূসার ক্রোধ ঠান্ডা হল তখন সে সেই ফলকগুলো উঠিয়ে 
নিল যাতে হেদায়াত ও রহমত লিখত ছিল সেই লোকদের জন্য যারা তাদের রবকে ভয় করে। 


১৯৯০৮, 
$$$ 
(5S 
0 


৮০১৮ 
হি 


১ 


১৯, 
YS 

$ 

$ 


৫ 
৬) 


POD 
৪৬৮৬ 
৫৯৯ 
কত 
০৭০, 


0 


৫৫ 
১ 


০০৯৫ ১৫০৫১ ১৩ 
৪৬৬৮৪৬৬৬১৪৬ 


৫ 
১৫ 


১৫ ৫১৫৫১ 
৪৬৬৬৬ 


0 (ররর 
₹$৬৬$৮৮৬৬ 
0S 00 
=) ৯ <) 
LLLLPPLLPLLLS 


0S CC 


0 


KEL 


১১, 


6৫ 


০ 


সূরা 'আল-আ'রাফ-৭ ৫৫ পারা-৯ 
nz IE 


25 08522 42% ৩০৪ 288 


ACE 5 রি রা 


2 
তাদের ধ্বংস রক যদি হে 
করতে পারতেন চাইতেন আমার রব 


its ০০৩ Cy ৫৫৮ GY 5 ৫৪৩৪ 


করেছে এ কারণে আমাদের ধ্বংস 


2 & 6, 


৫৩) ১১ 3 (৫ অর্ডো 29৫ 2 22 4১ 


দুনিয়ার এই মধ্যে আমাদের লিখে এবং ক্ষমাকারীদের ভি, 


১৫৫. অতঃপর সে নিজ জাতির লোকদের মধ্য হতে সত্তর জন লোক বাছাই করে নিল- যেন তারা 
(তার সংগে) আমাদের নির্ধারিত স্থান উপস্থিত হয়৪ ১। যখন এই লোকগুলিকে একটি কঠিন ভূকম্পন 
পেয়ে বসল- তখন মূসা বলল£'“হে আমার রব, আপনি ইচ্ছা করলে পূর্বেই এদেরকে ও আমাকে ধ্বংস 
করতে পারতেন! আপনি কি সেই অপরাধের দরুন যা আমাদের মধ্যে কয়েকজন নির্বোধ লোক 
করেছে, আমাদের সকলকে ধ্বংস করে দিবেন? এ তো আপনারই পেশ করা একটি পরীক্ষা ছিল যা 
দিয়ে আপনি যাকে চান গগমরাহীতে লিস্ত করে দেন, আর যাকে চান হেদায়াত দান করেন। আমাদের 
পৃষ্ঠপোষক তো আপনিই | অতএব আমাদেরকে মাফ করে দিন এবং জ্মামাদের উপর রহ'ম করুন। 
আপনিই সবচেয়ে বেশী ক্ষমাশীল। ১৫৬. অতএব আমাদের জন্য এই দুনিয়ার কল্যাণও লিখে দিন 
আর পরকালেরও। আমরা আপনার দিকেই প্রত্যাবর্তন করেছি। 

৪১. এই ডাক এইজন্যে যে, জাতির প্রতিনিধি বৃন্দ সিনাই পর্বতে হাযির হয়ে আল্লাহতা'আলার কাছে 


জাতির পক্ষ থেকে গোবৎস পূজার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে পুনরায় নতুন ভাবে 
আল্লাহতা'আলার পূর্ণ আনুগত্যের শপথ করবে। 


১ 
৫৯ 


০, 
be 


0 
৫ 

৫ 
এ 

৫ 


এ, 

2 

$€ 
$% 


৯ 
$4 


০০ 
উড 
৫ 
৮৬ 
(৫ 
৫৫ 


QC 


Com OO 
৬৬৬৬ 
OO mC nO ne 
CO 
ENE 
১১ 


১ 
১৫, 


0 


৬৯, 
টং 
৮৫ 
্‌ 

0 


0 
৫ 


টন 
$%$ 
৮ 


১৩৪১৯, 
ee 
$ 
<) 


২ 
রে 


<) 
১০, 


১ 


০ 
+++ 
চু 
১৩০০ me 


৫৫ 
৬৯ 
৬ 
৫ 
১৯০ 


3 
৩ 
Ll 


0 
৯ 


oP) 
১ 

৫১৫১৫ 
000.0 
০৫৫৩.0 


১, 


বত 
৫৫১ 
(১৫ & 


OS ORONO. ২ ৃ নু 
৫22%? সুরা 'আল-আ'রাফ-৭ ৫৭ পারা-৯ +++ 
২১ by 

৯৬৬৬ ১ 


চপ) পু Bll পা জিঞ্গন্ডুর পপ 2৫6 ৫৯ 
ll 5 82৮ 2 ৮১০১৮ 2 Bil ও 
অনুসরন করে এবং তাকে তারা ও তাকে ও ভার ঈমান যারা 

সাহায্য করে সহযোগীতা করে উপর আনে 


Ct 32.225 2 Pd Va 2 
৩65৮ ৮2 ৬5 4 OF GS 


তা 


সফলকাম তারাই এসব তার সাথে নাযিল করা যা 
লোক হয়েছে $$ 
: 25 / < 222d ১৪ 2 র্‌ ৫৫4 : 
১৬৩৮ 2) 4। Us 3. EAA চু £2৫৫ 
সকলের তোমাদের আল্লাহর রসূল আমি মানব হে ৫4 
(এমন যে) জন্যে প্রতি নিশ্চয়ই মন্ডলী ৮৬৬, 
১০৮৪৫ Al CATE 1৫ 222 ৫4 হু 
Ge ১১ ৭) 2) ৯) ০০) 3 Sl ৩) $$$ 
তিনি জীবিত তিনি ছাড়া (কোন) নাই যমীনের ও আসমান সার্বভৌমত্ব তারই :8 তত 
করেন ইলাহ সমূহের (রয়েছে) 44 
১, ২) ১০2, = 2৮6৫8 2৩8৫ 2327s / LINKS 
(৬১) ৮১। ই] 41৮5) 2 ly 1৯১2৬ ৮০৬৯০ 2 14429 
য়ে নিরক্ষর নবীর তার রসূলের ও আল্লাহর তোমরা অতএব মৃত্যু দেন ও ৯ 
(উপর) উপর উপর ঈমান আন 


৫ ১৮৫৮৫ Std ৩১১ কু) ৫০০ তি. 2 22} 
9১৩৩৫ 2৩৩4 tng) 5:92 3 WU 04% 


সঠিক পথ তোমরা তাকেই তোমরা এবং তীর বাণী ও আল্লাহর ঈমান 


পাবে, সম্ভবতঃ অনুসরণ কর সমূহের(উপর) উপর আনে £ 
অতএব যেসব লোক তার প্রতি ঈমান আনবে, তার সাহায্য ও সহযোগিতা করবে এবং সেই ৫৫ 


আলোর অনুসরণ করবে যা তার সংগে নাযিল করা হয়েছে- তারাই কল্যাণ লাভ করবে। ক্ম্কুু_ ++ 


২০ ১৫৮, হে মুহাম্মদ বলঃ “হে মানুষ, আমি তোমাদের সকলের প্রতি সেই আল্লাহর প্রেরিত 42 
নবী- যিনি যমীন ও আসমানের বাদশাহীর একচ্ছত্র মালিক। তিনি ছাড়া আর কেউ ইলাহ নেই। 229 
তিনিই জীবন দান করেন এবং মৃত্যু তিনিই দেন। অতএব তোমরা ঈমান আনো আল্লাহর উপর এবং +৫৫৫4 
তাঁর প্রেরিত উদ্মীনবীর উপর যে নিজে আল্লাহ্‌ এবং তার সকল বাণীকে মেনে চলে। তীর আনুগত্য 23 


কর, আশা করা যায় যে তোমরা সরল-সঠিক পথের সন্ধান লা করতে পারবে। 


কথা, কোন উম্মীর জন্য তারা মানবিক অধিকারও স্বীকার করতে প্রস্তুত ছিল না। কুরআন মজীদে ৮ 
তাদের এ উক্তি উদ্ধৃত করা হয়েছে যে, “উদ্মীদের ধন-সম্পদ আত্মসাৎ ও অপহরণ করলে তার জন্য $$$ 

আমাদের কোন পাকড়াও হবে না।” (আলে-ইমরান, আয়াতঃ ৭৫) এখন আল্লাহতা'আলা তাদেরই +++ 
% পরিভাষা ব্যবহার করে এরশাদ করছেন - এখন এই উন্মীর সাথেই তোমাদের ভাগ্য গাথা হয়ে গেছে। ১৫%৫ 
এরই আনুগত্য -অনুসরণ কর তো তোমাদের ভাগ্যে আমার রহমত প্রাপ্তি ঘটবে, নচেৎ সেই গযবই 9% 
তোমদের জন্য নির্দিষ্ট হয়ে থাকবে যার ঘোষনায় তোমরা শতাব্দীর পর শতাব্দী আবদ্ধ হয়ে রয়েছো। +৫৫৫ 
৪৩. অর্থাৎ তাদের ফেকাহ শান্ত্রবিদগণ আইনত সুক্ষাতিসুক্ষ্ষ বিতর্ক ছারা তাদের সন্ন্যসীগণ নিজেদের 4 
বৈরাগ্যের আতিশয্য দ্বারা এবং তাদের অজ্ঞ জনসাধারণ নিজেদের কুসংস্কার ও মনগড়া সীমা ও 03 
নিয়মনীতি দ্বারা তাদের জীবনকে যেসব বোঝায় ভারাক্রান্ত ও যেসব জটিল বন্ধন দ্বারা আষ্টে-পৃষ্টে 1৫ 


বন্ধ করে রেখেছে, এ নবী সে সমস্ত শুরুভার নামিয়ে দেবে ও সে সমস্ত বন্ধন ছিন্ন করে জীবন- 99:৫ 
ধারনকে স্বাধীন ও স্বচ্ছন্দ করে দেবে। ৯৬৬: 


£$% সূরা 'আল-আ'রাফ-৭ ৫৮ 


চত তা ৩০১৫ 9 ৫ শর ১৪ 3% 
2 


034৫ ঠা ০০৪ 25 
এবং সত্যের (যারা) একদল মূসার জাতির মধ্যহতে এব 


পথ দেখায়ও (এমনও ছিল) 
20/5 


৫ 

5 5 ₹% 0 

এ ৬৬ ৫০৬৫ ভে) A ১52১৭ 41 
ডি 


CY 
৫ 

2 

১ 

3 
৫৮৫৫ 
চটি 

১ 


৯:৬৬ 
be \ বৰ 


0 

Ee) 
CXC ৬5৬. 
5 তাদেরকে আমরা এবং ৫৫৬ 
ৃ বিভক্ত করেছিলাম বিচার i Y 8 
ভিত দে 855 পচে ১ ঞ শী ১৯ 
ূ 486 31 couse ও) কব | 
৬৬ তার কাছে পানি যখন মূসার প্রতি আমরা ওহী 
ae চাইল করলাম 
রে 
১125 Lid ৫ রি 2 2 পর্ণ 
ভি ৩, XY Z 3 ৬৯ (০১ ৪৬৬ ক (11 
৫. ৬ তে পি তত | চার্লি হ 72০ 0 
(9%? ঝর্ণা বারটি তা থেকে ফলে পাথরকে 
(৫ oY হল লাঠি দিয়ে 
COLLPLY ANAL 2 Ard AAG 22772 
CY রী; ৬ রে ডু f 
তত EA) ৫১ 3৬ (৭6) ৬ 1 SE : 
092223 মেঘমালার তাদের আমরা ছায়া এবং পু প্রত্যেক চিনেনিল নিশ্চয়ই $ 
25৩. উপর করলাম 
৬৮৬৬৬ MNT AD 247 14 
8 13% ১৪ ১৫ | 4 4 31 ৃ 
তত (এবং বললাম) “সালওয়া” ও মান্না তাদের আমরা রনি ৫ 
{ তোমরা খাও উপর করলাম ক 
৬৬ Fl PHN ANA বাত / i 24d tz এ 
তি ১৮ ০৮2 6৮5 ৩2 সরি $$$ 
¢ ১৫ তারা ey আমরা তাদের না এবং তোমাদের আমরা যা ৫ ) 
{ র উপর ছিল উপর যূলম করি রিজিক দিয়েছি ৬৬৩ 
$৩৫৫৫ i G22 হর 
৬৬৬৬ ৮ ৪৬৬৬ 
3715 9৩ ৬৬৬ 
হে ৮৬৪ 
১৪৬৭ যুলুম করত ৯৬৬৬, 
হর ৯ - ৫৫ 
$ ১৫৯. মূসার জাতির মধ্যে এমন কিছু লোকও ছিল, যারা সত্য-বিধান মুতাবিক হেদায়াত করত এবং  $9%$ 
09 সত্য বিধান অনুযায়ীই ইনসাফ করত। ১৬০. আর আমরা এই জাতিকে বারোটি পরিবারে ভাগ $0.8, 
হর করে তাদেরকে স্বতন্ত্র দলে পরিণত করে দিয়েছিলাম। মূসার জাতির লোকেরা যখন মূসার নিকট $$% 
ঠা পানি চাইল তখন আমরা তাকে ইশারা করলাম যে, অমুক শৈলের (প্রস্তরময় ভূমির) উপর তোমার ও 
(1 লাঠি দিয়ে আঘাত কর। সুতরাং অচিরেই সেই শৈলের (প্রস্তরময় ভূমির) বুক হতে বারোটি ঝর্ণাধারা ৫১ 
$$$ উৎসারিত হল এবং প্রত্যেকটি দল পানি নেয়ার জন্য জায়গা ঠিক করে নিল। আমরা তাদের উপর 
04% মেঘের ছায়া বিস্তার করে দিয়েছিলাম এবং তাদের জন্য 'মান্া' ও ‘সালওয়া' নাযিল করেছিলাম- 
(৫ খাও সেই পাক জিনিসসমূহ যা আমরা তোমাদের দান করেছি। কিন্তু এরপর তারা যা কিছু করেছে, 
৮$+%% তার দরুন আমরা তাদের উপর যুলুম করিনি বরং তাদের নিজেদের উপরই তারা যুলুম করেছিল। 
১১ 
১8 


সূরা 'আল-আ'রাফ-৭ | ৫৯ পারা-৯ 


স্‌ 
ঠ 
ধু 
XO 


৮ 

£042 15022124511 2 71৯5 2০4 2 ৪৩ 

$ ৩৪ 19৮ ৪৮১27] BIS 1৯ পি ৩5 ১ 2 5 (৫ 

তাহতে তোমরা এবং জনপদে এই তোমরা তাদেরকে বলা. যখন এবং $৫৫: 
উন ৫ 


৪ 

১ 

0S 
১৩, 


5 ০৯, 


খাও বাস কর 
5: ৫4০ ৮ 2223, 0 214৫ 
১৯৯ 1৩৬০ এ ৮৩০ 3 আআ 133 


(৫ আমরা মাফ নতশিরে দরজায় তোমরা এবং হিত্তাতুন তোমরা 


করব প্রবেশ কর (ক্ষমাচাই) বল 9 
৬৬ ০ 
তত ৫ ১0 / 3 2247 MN ভাপ | 

$$$ $$! £4 9 ৩৫ ৩৫ ৬১১৬ ১৯৩৪ ৬ $$$ 
১৫৫৫4 4 et CEG 
$$$ Y যারা অতঃপর ও আমরা শীঘ্রই তোমাদের তোমাদের $$$ 
ক $$ করেছিল বদলে দিল জন্য৷ বৃদ্ধির অনয) গুনাহসমূহকে জন্যে $$$ 
৫4? 26 25৫ এ ভা: 
০: 
+++ তাদের উপর আমরা ফলে তাদেরকে বলা অন্য কথাকে তাদের (4 
পাঠিয়েছি দি কিছুতে মধ্যহতে ৫৫% 


2297/2 ৮৮৩ ১ 54 
০৪৬ 2958 ৮6 03 ৯ ০৪9 চি 


তাদেরকে এবং পা একারণে আসমান হতে শাস্তি (0 


জিজ্ঞেস কর যা হৈ 

(“32292 ও ৫৫২ ৮৮৬ ১২৫০৫ | / 3:83: 
(১১৬৪ ১) EAN ্চ ৷ Le 0 $$ 

তারা সীমা যখন সমুন্রতীরে) ডে জনপদ সম্বন্ধে ১6 

লংঘন করত p রি 

> SAH 977৮ 5 2 2 ৫ (YD 

£52 E Das SEN | oo 

< পট 292 ৮৮৩১৯ এ ১৯১১ ৬ ৫2 

৫ প্রকাশ্যে তাদের তাদের তাদের কাছে যখন শনিবারে ব্যাপারে ৫৫৫ 
৮৫৫ উপরিভাগে শনিবারের মাছগুলো পাড়ে (নির্দেশের) ৮$$$ 
৬৬৬ 181 5 a SB $9: 
৬১৩৬ ৪ (৮৪০ রত ৯৮১ ১৮252 £ ঠা 

১০৫ ৫ 

এভাবে তাদের কাছে না সপ্তাহিক (যখন) (অন্য এবং ৫৫৫9 

আসত (মাছ) ইবাদত করত না দিনে হত 

সময়ের কথা স্বরণ কর যখন তাদের বলা হয়েছিল যে, “এই জনপদে গিয়ে বসবাস করতে (8 


৫ থাক, সেখানকার উৎপাদন হতে নিজেদের ইচ্ছা ও রুচি অনুসারে রুষি হাসিল কর। ‘হিত্তাতুন' 1৫ 
% “হিভ্তাতুন' বলতে থাক ও নগরের দ্বার পথে সিজদায় অবনত হয়ে প্রবেশ কর। আমর। তোমাদের (4 
দোষ-ক্রটি মাফ করে দেব এবং নেক-আচরণ-সম্পন্ন লোকদেরকে অতিরিক্ত অনুগ্রহ দানে ভূষিত ৫৫৫4 
করব। ১৬২. কিন্তু তাদের মধ্যে যারা যালেম ছিল, তারা তাদেরকে বলা কথাকে বদলে ফেলল। তার ($% 
ফল হল এই যে, আমর! তাদের যুলুমের প্রতিশোধ হিসেবে তাদের উপর আসমান হতে আযাব 1? 
পাঠিয়েছি ।ক্সস্ু্*-২২১ ১৬৩. আর তাদের নিকট সেই জনপদের অবস্থাটাও জিজ্ঞাসা কর যা সমুদ্রের ৫৫৫ 
তীরে অবস্থিত ছিল৪8 ৷ তাদেরকে ম্মরণ করিয়ে দাও সেই ঘটনা যে, সেখানকার লোকেরা শনিবারের ৫29% 
দিন আল্লাহর আদেশ-নিষেধের বরখেলাফ কাজ করত, ওদিকে মাছ শনিবার দিনই উচ্চ হয়ে $$ 
উপরিভাগে তাদের সামনে আসত, শনিবার দিন ছাড়া অন্য কোন দিনই আসত না। এরূপ হত এই (4? 
LLL 

* গবেষকদের প্রবল আনুকূল্য এই অভিমতের প্রতি যে-এই জায়গা হচ্ছেঃ ইলা, ইলাত বা ইলওয়াত রর 
তে নইলে ই মই একট বর দি করেছে জে বাত বন্ধ £2৫: 


ট$$$% সূরা 'আল-আ'রাফ-৭ ৬০ 


8 ৪ 2৫ রে ৩৫0 ১৫, ৪ 3] ন 35 / 
৫৬ & ১) Ff ৫ (৩ ৯৮৪৪ রী? 
A 


0-০০ 
৫66%. একদল বলেছিল যখন এবং ৪8৭ না 


পারা-৯ 8 


ডি 
১ না পে 5 ঠা 2 22 ৮১5 5492 
৪৬৩৬৩ 

১৫১৬৬ 4 EEE 
১৫৫ টির 


SSC 
{9% তাদের অথবা BER ধ্বংস আল্লাহ (এমন) তোমরা কেন তাদের 
লোকদেরকে সদুপদেশদাও মধ্যেহতে 


রঃ ্রট 2 - বির ১116 পর 5 নি ৮12 

AS 5 ৮ (31 8১৯৫ 170 ৮৩৩১ ৩1৬৬ 

ও তোমাদের কাছে ওজরপেশ তারা কঠোর শাস্তি 
যাতে রবের (করার জন্যে) বব 


/2 পণ 24 পট ১৪০ রে ৫4৫ ৫ 
BYU 2 % 805 55 6 96561 
(তাদেরকে) আমরা উদ্ধার সে তাদের উপদেশ যা চন অতঃপর সংযত হয় ৫ 

বর করলাম সন্বন্ধে দেওয়া হয়েছিল গেল যখন 


5৪ 6 581৩১ 2 ৬ 
১০ যারা আমরা ধরলাম ও মন্দ 


দিয়ে ১ (তাদেরকে) 
24 ৫৫ Al 24 580d 
or 1১ LL 9 ০258156 VS 


(তা) রি অতঃপর তারা নাফরমানী করতেছিল একারণে 


৩০০ 
৫ 

৪. 

৫ 

টি 


ও 
৮ 

<? 
৫ 


১৩, 


1111 
রা 
3231 
FEL 
111 
Hl 
শী 
3381 


৫ 
@« 
ডি 
হু 


$$$ কা বাতরকে বটাহই ওণ কাকো কিৰ) বমি কি যেত জব “আমরা এ সব $3 ৫ 
তোমাদের রবের দরবারে নিজেদের ওযর পেশ করার উদ্দেশ্যে করছি, এই আশায় করছি যে, হয়ত বা +* 
তে শেষ পর্যন্ত তারা যখন সেই হেদায়াত $$ 


০ 
১ 


£2 
0S 


0 
তর বলাও ২) ধারার কাছ হতে ভি বারা, আর বাকী লোকগুলোকে- লি $ 

তত. না-ফরমানীর কারণে কঠিন আযাব দিয়ে পাকড়াও করলাম। ১৬৬. পরে যখন তারা পূর্ণ ধৃষ্টতারসাথে তত 
$$-$৫ নিষিদ্ধ কাজগুলি করতে থাকল, তখন আমরা বললাম যে, বানর হয়ে যাও ৪৫, লান্কিত-অপমানিত। "6৫:৫৫ 

88:38: 0 

0 nO Om O m0 টে 

bl Lt ৫ 

ক ন্ট ৬৬৬৬ 

$%% ৪৫. এই বর্ণনা থেকে জানা যায়, এই জনপদে তিন প্রকার লোক বর্তমান ছিল। প্রথম, যারা বে-ধড়ক বব 

$$$ আল্লাহর হুকুম অমান্য করছিল। দ্বিতীয়, যারা নিজেরা আল্লাহতা'আলার হুকুম অমান্য করছিল না কিন্তু $$%€ 


০ 
৫ 
রা 
২ 
4৩, 
১ 
৫ 


এই অমান্য করাকে তারা নীরবে বসে দেখছিলো ও যারা উপদেশ দিতো তাদের বলতো- এই তত 
(অপর পাতায়, 1785 


১৩, 


১০, 
৫ 
ঠ$ 

টি 
6৫ 

৯৩ 
৫ 

2 


LY 


৫৬ 
৩ 
৫১৯৩ 
Ue 
টক 
@ 

০. 


৫১৫৯ 
৫% 

১৮, 

১ 
(eS 


টু 
৫ 


৫১০৫ 
CLLRS 
১০৩১০, 
$৬% 
৩৫৩: 
৬ 


১০ 
রঃ 
<) 
ক 


১ 
> 
৫ 
৩ 
৫ 


৫৯ 
৫৯ 


$ 
৫ 
৫ 
$$$ 


Om m0 
৬৪ 
SLPS 
0৫: 
৬৬ 
এ 


টি 
এ, 
রো 
৫ 
© 


১ 


৫১৫১ 
YS 
C=) 
0S 
Om 
৫ 
৬৬ 


৫ 
> 
Cr 


১, 


৫৫ 


৫ 


Om Om), 
ভিউ 
oe 


be 


8৫ 
La 
৮ 

৩ 
৫ 


৮ 
ক 
&ং 
রর 


০ 


৫, 
৮৫ 
স্‌ 
৮ 
৪ 

© 


৫১ 
ু 

৯, 
৬৬ 
® 

0 


0 
() 


8৫ 


=) 
LES 


র্‌ 
=) 
KS 
0 


৫ 
0 
রে 


১ 
() 
০) 
ক 
০ 
৫ 


ঞ 


0) 
LX 


0 
YS 
&০ 

রা 


২৫ 


১% 


৩, 


NO nO 
0 
কউ 
0:0 
কক 


০ 
৫ 

6০ 

$< 
৩৪০, 


৯৯০৩, 
৫$.$$%% 
৪৫৫ 
৫ 
ডক 


১৩, 


৫ 
5 

$ 

ক 


১০ 
bt 
৫৫ 
bt 
৫ 


১১ 


১৫১, 
৬ 
% 
রি 
0S 


১৩১ 
CY 
কী 
৬৮৬ 
৬৬৬ 


০, 
0 


) 
@‘ 
ক 

৪০) 
0 
টি 


ক 
0 
® 
0S 


0 
(0) 


0 


4) 
৯. 
৫ 


১ 
$ 
টি, 

৮৫ 
১.9. 


© 
$ 
৮ 
০ 
© 


0 
0 
১৫, 


১০) 
0 
2S 
৫ 
0 


কী 
0.0 
ee 
টু 
৬, 


১০, 


৫৫১ 
১৫. 


{0 
সূরা 'আল-আ'রাফ-৭ ৬১ পারা-৯ ৮৬ 


2120 55 কৰ্ণ, ৫৫৫5 - বরে 
Ll 28 ৫) 24৫6 GE 4৫০ CG $) ৫8 


কিয়ামতের দিন পর্যন্ত তাঁদের তিনি অবশ্যই তোমার ঘোষণা ম্মরণকর এবং? 


উপর পাঠাবেন 
ce 1৫ 22 পর্ণ ৫1৫৫৫ 
tos A Sl 5) 


১৫ 
তাদেরকে (এমনলোক- ৮3 


(দ্রুত) রব (দিয়ে) কষ্টদেবে দের)যারা }5 
2/4৯ 247, {৯ 2212 lA 5> 4 552৫ তে রি 
tl 8০০ & ৩৪) এ ৫9১৯) 0৯৪৯০ Sl 31 
(বিভিন্ন) পৃথিবীর মধ্যে তাদের আমরা এবং মেহেরবান অবশ্যই নিশ্চয়ই এবং $$৫$$ 
দলে বিভক্ত করি ক্ষমাশীলও তিনি 0° 


23) A/ / 4 tl is 22332 A 233, 4 2292 ৫ 
(৪১৮ ৪ ১৬০১১ (১৪১ ৫৮৫ ০০) ০৯৮০] (6৫ ৫৫ 
তাদের আমরা এবং ভিন্নতর তাদের আবার (কেউ) তাদের. / 
পরীক্ষাকরি মধ্যে(ছিল) সতকর্মশীল মধ্যে ছিল) ১৫৫৫ 
৯৮ 2 ১৯৫ ৬৫ 4 AA 
©0333 3259 2 ৪১০০৪ 
ফিরে আসে তারা যাতে অমঙ্গলসমূৃহ ও (অনেক) 
(দিয়েও) কল্যান দিয়ে 


১৬৭. আরো স্বরণ কর_ যখন তোমাদের রব ঘোষণা করে দিলেন যে, তিন কিয়ামত পর্যন্ত সব সময় 
বনী ইসরাঈলীদের উপর এমন সব লোককে প্রভাবশালী করতে থাকবেন, যারা তাদেরকে নিকৃষ্টতম { 
নির্যাতনে পীড়িত করবে। নিশ্চিতই তোমার রব শাস্তিদানে ক্ষিপ্রহস্ত এবং নিশ্চিতই তিনি ক্ষমা এবং $+ 
দয়া-অনুথহ করে থাকেন। ১৬৮. আমরা তাদেরকে দুনিয়ায় খন্ড খন্ড করে অসংখ্য জাতির মধ্যে ও 
বিভক্ত করে দিয়েছি। তাদের মধ্যে কিছু লোক সদাচারী ছিল, আর কিছু লোক তাহতে ভিন্নতর। ১ 

KD) 

১৫ 


১১৪৩১, 


০১ 
8৬ 


আর আমরা তাদেরকে ভাল ও মন্দ অবস্থায় ফেলে পরীক্ষা করতে থাকি এই আশায় যে, হয়ত তারা 
ফিরে আসবে। ৫ 


হতভাগাদের নসিহত করে লাভ কি? তৃতীয়, সেই সব লোক খাদের ঈমানী মর্যাদাবোধ আল্লাহর 
সীমাসমূহের এই প্রকাশ্য অমর্ধাদাকে সহ্য করতে পারছিলো না এবং তারা এই ধারণার বশবর্তী হয়ে £%%% 
সৎ কাজের আদশে ও অসৎ কাজের নিষেধে তৎপর ছিল যে- সম্ভবতঃ অপরাধী লোক তাদের 
উপদেশের ফলে সঠিক পথে আসতে পারে, বা যদি তারা সঠিক পথ অবলম্বন নাও করে, তবুও $ 
আমরা তো আমাদের সাধ্যমত নিজেদের দায়িত্ব পালন করে আল্লাহর সামনে নিজেরদের দায়িত্ব- 29? 
মুক্তির প্রমাণ পেশ করতে পারবে! এই অবস্থায় যখন & জনপদের উপর আল্লাহর আযাব এলো- পবিত্র ৫৫৫ 
কুরআনের ঘোষণা অনুসারে এ তিন দলের মধ্যে মাত্র তৃতীয় দলকেই এই আযাব থেকে বাঁচানো £$%4 
হয়েছিল; কেননা এরাই আল্লাহর সামনে নিজেদের ‘কৈফিয়ত’ পেশ করার চিন্তা করেছিল এবং এরাই { 
নিজেদের দায়িত্ব মুক্তির প্রমাণ সংগ্রহ করে রেখেছিল। অবশিষ্ট দুই দল অত্যাচারী হিসাবে গণ্য £ 
হয়েছিল | এবং তারা তাদের অপরাধ অনুসারে শান্তি পেয়েছিল। অবশ্য মাত্র সেই সব লোককে |! 
বানরে পরিণত করা হয়েছিল যারা পূর্ণ হঠকারিতা ও বিদ্রোহের সংগে আল্লাহর হুকুম অমান্য করে ; 
চলছিল। ; 


১ 
১৯ ₹১ 
EEL 


৬৬৫৬ 


শব্দার্থ কর-৩/৯-__ 


৭ সূরা 'আল-আ'রাফ-৭ ৬ পারা-৯ $%%%৫ 
৬৬৮৬. যা ২ ৫ ৃ 
(৫ 4 
৬৬৮74 ভেরা 74৫ ০ পুতি 2৫ 
(95 ৬৩ এগ | ১ ৬০৪ ৮৯১০৪ (৮ ES 2 
2 তারা গ্রহণ করে কিতাবের (যারা)উত্তরাধিকারী (এমন) তাদের রি অতঃপর %% ৃ 
পি, হয়েছিল প্রতিনিধি মা রা $ 
৬৬৬৬ 1 IL 227 ১ 
CAKK A ৩) Asn ১৭) উট 
£20210 L 3 rl 2% 2 ও ১) 1০৬ পা ঃ 
৬৬৬ nd Fe এবং EE ক্ষমা তারাবলে ও (দুনিয়ার) এই 

5&৫ যদি করে দেয়া হবে তুচ্ছ 

(6 রদেঃ 


ROA £ 2 325. 2 €, পারা ৩ 
০৪ EH I ৬৬৫ এও ৪০৫ গে 
$$ তাদের থেকে গ্রহণকরা হয় নাই কি তা তারা গ্রহণকরে ie be তাদের 33989 
কাছে আসে $2 


৬৬৬: PATE Uw A 2 
2৬০) 5) 9 Fe 7H $0 5১5 ৬৪ 
৮৫৮ সত্য ব্যতীত আল্লাহ সম্বন্ধে তারা যে কিতাবের প্রতিশ্রুতি 
13 ele 9194 2৪১১১, ০06 5 ১৮৫ / 
2১51] > $5720) ll 3 এ ১ lw 5 


এবং ৬০ যা তারা অধ্যয়ন অথচ 
করেছে 


5 ৪৮৩ 05৩ ? 963 3 3 ১২০১8 


যারা এবং তোমরা বুঝ ও ১১০ 


টির #1 222 5 6) fs) ৮৫ 
সংকর্মশীলদের el আমরা না নিশ্চয়ই নামাজকে কায়েম ও 


0 > 


2) 
২৫, 
CLS 
8 > 
$৫090.99 


₹৬১৬৬৬৬৬৬ 
CORRS ORY 
কি পূ $$ 
গল 


৫ 


রি 
YY 


এ 


৮ 


ক 
৪. 


£898 ১৬৯. কিন্তু তাদের পরে এমন সব অযোগ্য লোক তাদের স্থলাভিষিক্ত হয়, যারা আল্লাহর কিতাবের 
উত্তরাধিকারী হয়ে এই নিকৃষ্ট দুনিয়ার স্বার্থাবলী সঞ্চয়ে লিপ্ত থাকে আর বলেঃ “আশা করা যায় যে, 
£৫ আমাদেরকে মাফ করে দেওয়া হবে।” সেই বৈষয়িক স্বার্থই আবার যদি তাদের সামনে এসে পড়ে, 


৯ 


২০১০০, 
0.0.0.0. 
0: $e ৬০ 
হু 
১ 


০ 


রত অমনি টপ করে তা হস্তগত করে। তাদের নিকট হতে কিতাবের প্রতিশ্রুতি কি পূর্বে গ্রহণ ৫৫৩. 
6 10. ৮ ৫ তা হলে $৫% 
৬৬ করা হয় নাই যে, রবের নামে তারা কেবল সেই কথাই বলবে, যা সত্য? আর কিতাবে যা কু লেখা 16৬৬৬. 
$$ ¢ $S (সু (০৫৫৮০ 


bt 


$$ হয়েছে- তা তারা নিজেরাই পড়েছে। পরকালের বাসস্থান তো আল্লাহতীরু লোকদের জন্যই 
$ উত্তম৪৬। এতটুকু কথাও কি তোমরা বুঝতে পারনাঃ ১৭০. যারা কিতাব পালন করে চলে, আর যারা 


> 


0 
0 


১ 


© 
@ং 
be 
৫৫ 
৩ 
০৯৭১ 


1? 


৫ 
৫ 
চি 
ক 
ক 


হত নামায কায়েম রেখেছে, এই ধরনের নেক চরিত্রের লোকদের কর্ম ফল আমরা নিশ্চয়ই নষ্ট করব না। 


{ ৪৬. এই আয়াতের দুই প্রকার অনুবাদ হতে পারে। প্রথম, এখানে মতনে যে অনুবাদ করা হয়েছে। 5. 
দ্বিতীয়, আল্লাহভীক্ু লোকদের জন্য তো পরকালের বাসস্থানই উৎকৃষ্টতর। ($%$ 


১, 


সূরা 'আল-আ'রাফ-৭ ৬৩ পারা-৯ 


০, 

8৫% 
৫ 
৮৫৫ 

৯৫৯৫৯ 


dg 
() 


পর 


পপ ০0০ $ ৩০৫৫ ১৫ 2 2৮ [শানে 
£€ ডি 5 এ SE মি তেরা CHS হও 


১ 
৫ 
8৫০ 
0৩৫ 
oe 


0 ং 0 হৈ 
৫-৫-৯% 
৫. তা তারা মলে ও (সামিয়ানা) তা যেন পাহাড়কে আমরা উর্দ্ধে যখন এবং ই 
$$ যেন করল ছায়া হল) তুলেধরেছিলাম $ 
2 9 13558) CTA 24% | ঢু রি ১ 2 বি $$ 
১৫১০ 

এ 9০ 5 ভুত নিত Se SOE আও ই 
৮8৫ যা তোমরা এবং দৃঢ়ভাবে তোমাদের যা (বললাম) তোমরা তাদের উপর পড়বে 


এ 
৬ 
৮ 
৫ 
(৫ 
এ 
১ 


SEXY স্মরণরাখ টা দিয়েছি আকড়ে ধর $ 
৫ £ Ee 12 4 2 / পে 56৫ ১ dd 3 

$$ ৫! ৬5 ৩ 16 6৩. ১) 2 © ১৯৫০৩ পট 
১০, 8 

৫ সন্তানদের তোমার বের [শ্বরণকরিয়ে এবং (ভুলআচরণহতে। তোমরা তার মধ্যে $$ 
নও রব করেন দাও) যখন বেচে চলতে পার যাতে (আছে) ৮ 
তত ) 
eo: ৫ PA 
£28 SOE ু ৮৪৫১ 5 ৮৫5১১ ১১১৮ ৩? 221 
0৫৫ তাদের উপর তাদের ও তাদের তাদের হতে আদমের 
3 fol বানালেন বংশধরদেরকে _ পৃষ্ঠসমূহ 


$$$ en 12 ৩ ২৩৬৫৪ i 3 ও ১2 ৩০৫ 
$$$ দিনে নোবল (এ সাক্ষী আমরা সাক্ষী নিশ্চয়ই তারা তোমাদের ee 
৭৫ তোমরা এজন্যে)যে রইলাম (এ রা রর! রব আমি নইকি 
ভিউ: YY /2 ৫5 ৬৬ ৫ 6৬৬ 
$$ ৫১ ০১৪ ৬ ৪ ৫] ৬) 25 
৬৬ বে-খবর এটা হতে আমরা নিশ্চয়ই কিয়ামতের 
কক ছিলাম আমরা 


(১৭১. তাদের কি সেই সময়ের কথাও কিছুটা ক্বরণ আছে, যখন আমরা পাহাড়কে তাদের উপর 
(৫ সামিয়ানার মত করে তুলে ধরেছিলাম। তারা তখন মনে করেছিল যে, তা তাদের উপর পড়ে যাবে, 
(৫৫ আর তখন আমরা তাদেরকে বলেছিলাম যে, তোমাদেরকে আমরা যে কিতাব দান করছি, তাকে 
১৫৫ দৃঢ়তার সাথে ধরে রাখ, আর যা কিছু তাতে লেখা হয়েছে, তা স্বরণ রাখ। খুবই আশ! করা যায় যে, 
(5 তোমরা তুল আচরণ হতে বেঁচে থাকতে পারবে। ক্শ্কু -২.২. ১৭২. এবং হে নবী, লোকদেরকে 
স্বরণ করিয়ে দাও সেই সময়ের কথা, যখন তোমাদের রব বনী আদমের পৃষ্ঠদেশ হতে তাদের 
১৫৫ বংশধরদের বের করলেন এবং স্বয়ং তাদেরকেই তাদের উপর সাক্ষী বানিয়ে জিজ্ঞাসা করেছিলেন- 


১০১০০ 

১:৪৭. কতিপয় হাদীস হতে জানা যায় আদমের (আই সৃষ্টির সময় ব্যাপারটি অনুষ্ঠিত হয়েছিল, সে সময় 
$$%%* যেরূপ ফেরেশতাদের একত্রিত করে প্রথম মানুষের প্রতি সেজদা করানো হয়েছিল, এবং পৃথিবীর উপর 
ৃ মানবজাতির খেলাফতের ঘোষণা করা হয়েছিল, সেইরূপ সমগ্র আদম-বংশকেও যারা কিয়ামত পর্যন্ত 
$$ জন্মলাত করবে আল্লাহতা'আলা একই সময়ে অস্তিত্ব ও চেতনা দান করে নিজের সামনে হাযির 
44554550555 


৬ ৫০ 


£$%%* আমি কি তোমাদের রব নই?8৭ তারা বললঃ নিশ্চয়ই, আপনিই আমাদের রব, আমরা এর সাক্ষ্য $$ 
$৫4 দিচ্ছি। এ আমরা করলাম এই জন্য যে, তোমরা কিয়ামতের দিন যেন না বল যে, “আমরা তো এই ; 
$$: কথা সম্পর্কে সম্পূর্ণ বে-খবর ছিলাম।” ৃ 
bt LL 
টা 88৫ 
& 

কী 


১০, 


+$$$ সূরা 'আল-আ'রাফ-৭ ৬৪ পারা-৯ ৫ 


৪: 
১৪০০০ ০১৫, 
$$$ < পর্ণ 8124 ৮ ৬জ্পর্শ ANA Ld BI, 99৫ 2 ১৫৫৯৭ 
$ $$ 27৫45 2429 5 রে? রত থে পর্ণ কি ৫? 51১০ 
2? ৬ 5 ০৮৪৩৪ ভি৩1 ৩০৭ ow 1১৪) 1 
আমরা এবং (আমাদের) আমাদের শিরক মূলতঃ তোমরা অথবা 
ছিলাম পূর্বে পিতৃপুরষরা করেছিল বলবে y 
5 5 সি ৮ 5৫৫ পর ৮ ১27 ডু ০ 
বটি i @ 
0 901 | SEL ~~ (০ 5 ৬ (02 নল /১ 
বাতিলপন্থীরা করেছে একারণে আমাদেরকে তবে কি Ee বংশধর! 


যা আপনি ধ্বংস সি 


2২৮ হিতে 21/70 2236/0 LE Ault ০ 
০০ 5 ০9০৯৪১০৮৫৩৩ এ | ০০92 ৩৬ তত 
(হে নবী) এবং ফিরে র্সে তারা যাতে এবং > Gels als 
পাঠকর গুলোকে ন, 


LLG /2 2৮91 4233 
\ 255 | (৬ 

ও ৬5 ALG ওঠ ডা ওঠা তি তু 

তার ফলে তা থেকে সে কিন্তু আমাদের তাকে আমর! (এ ব্যক্তির) বৃত্তান্ত ভালে 

পিছনে লাগে এড়িয়ে যায় নিদর্শনগুলো দিয়েছিলাম যে নিকট 8 


re (22০4 1৫ ৫১052 ৮ ক 

25৮ ৩3 ৮ 2৩0৯ ০০৪ 6১১৯ 
$9? তাকে আমর অবশাই আমরা ইচ্ছে যদি এবং পথত্রষ্টদের অন্তর্ভূক্ত অতঃপর ও 
মর্যাদা দিতাম করভাম সে হয় 


৪1৫15 Ze 7 রর ৃ 
zc 7৮ 5 Lu এ ৬৬৩৮1 4 ০ 2 “ক $8: 
তার অনুসরণ এবং দুনিয়ার প্রতি ঝুঁকে সেকিন্তু তাদিয়ে } 0 


৫? At 
| 2 cdl 
হে BOR 2152 
কুকুরের যেমন অতএব 

দৃষ্টান্ত তার দৃষ্টান্ত 

১৭৩. কিংবা যেন বলতে শুরু না কর যে, “শেরক তো আমাদের বাপ-দাদারাই আমাদের পূর্বে শুরু } 

করেছিল, আমরা তো পরে তাদের বংশে জন্ধহণ করেছি। এখন কি আপনি ভ্রান্ত ও বাতিল পন্থী 
লোকদের করা অপরাধের দরুন আমাদেরকে পাকড়াও করবেন?” ১৭৪. লক্ষ্য কর, এভাবে আমরা $$$ 
KA LD 
$$$ নিদর্শনসমূহ সুস্পষ্টরূপে পেশ করে থাকি৪৮। করি এই উদ্দেশ্যে যেন তারা ফিরে আসে। ১৭৫. আর $$$ 
$ হে মুহাম্মদ! এদের সামনে সেই ব্যক্তির অবস্থা বর্ননা কর যাকে আমরা আমাদের আয়াত সম্পর্কে $$$ 
0, ১০০০ ৫, 
জ্ঞান দান করেছিলাম; কিন্তু ষে সেই আয়াতসমূহ পালন করার দায়িত্ব এড়িয়ে যায়। শেষ পর্যন্ত শয়তান ৫ 
<) টি ৫, 
তার পশ্চাতে ধাওয়া করে, আর সে পথত্রষ্টদের মধ্যে শামিল হয়ে গেল। ১৭৬. আমরা চাইলে তাকে +$$৫ 
এঁ আয়াতসমূহের সাহায্যে উন্নত করতাম কিন্তু সে তো যমীনের দিকেই ঝুকে পড়ে থাকে এবং স্বীয় $$ 
ত 
নফসের খাহেশ পূরণেই নিমগন হয়। ফলে তাদের অবস্থা কুকুরের মত হয়ে গেল; +0৪: 
ROY 
৪৮. অর্থাৎ ‘মারেফাত হক'-এর (“সত্য পরিচিতি'র) সেই নিদর্শনাবলী বা মানুষের নিজের সত্তার মধ্যে $$$ 
৮ 


$ বিদ্যমান ও যা সত্যের দিকে মানুষকে পথ প্রদর্শন করে। 


৫ 
6 
© 


০ 


9 
$৫৬ 
সি 
৬ 
NN 
bb 
৬ 
৫ 
$৬ 
৫ 
৬০২ 
$ 
সি 
N 
be) 
NN 
NN 
৬ 
৮২ 
ডি 
1 


৫ 
$$+% [তবুও দ্বিহবা বেরকরে। তাকে অথবা (জ্বিহবা বেরকরে) তার বোঝা 
$-$-৮$ 

শু হাঁপাতে থাকে ছেড়েদাও হাঁপাতে থাকে উপর চাপাও তুমি 
জজ ০৪৫ Malt 8% il তো] ০৫৫ 
SE ৩৪৩ cy HS ০১0) 2৯ ৩৪ 
ও: সুতরাং আমাদের প্রত্যাখান যারা (এ) দৃষ্টান্ত 


বর্ণনাকর নিদর্শনগুলোকে করেছে লোকদের 


৫9 ধ্ণ। 5527) LW রে / ১৫৫৫৫  2330// ৫ পা উকি 
6১ 22) হি 2০664 8d ৬০০৪) SES 
বড়ই র 

১ 


৫১ 
৬৫ 


এ 

৫১ 

ফি 

OO nO nO nO, 
90.0000 


৫৫৮ 
যারা (এ) দৃষ্টান্ত 
লোকদের খারাব 


56 ০ ৃ পে ১৪) 1 
১৪ ৩7 ৪ ০৯৮১৮ ৮৮ 


দেন (উপর) 
3292 PAL 


AONE ৮০ ৫ স। 25 তা র্ত ১৫ চপ 50 
9৬১৮৩ ০১১৩ Me ৩2 2 YG 26 4) 
ক্ষতিগ্রস্ত তারাই অতঃপর পথভ্রষ্ট যাদের এবং হোদায়াত প্রাপ্ত সেই আল্লাহ 

এসব (লোক) করেন তখন 

Ee LN PAAR AE পারি 24 ৫ 
EI) 2 ৬৪ 02126 2 CIS ওত ও 
মানবদের ও জ্বিন মধ্যেহতে অনেককে জাহান্নামের আমরা সৃষ্টি নিশ্চয়ই এবং 

জন্যে করেছি 


৫১ 
$$$ 
৪৬৪৬৬ 


৪ 


৫ 
১৫ 


৯ 


তুমি তার উপর বোঝ দিলেও সে জিহ্বা ঝুলিয়ে রাখে আর তাকে ছেড়ে দিলেও জিহ্বা ঝুলিয়ে রাখে 
৪৯। আমাদের আয়াতসমূহকে যারা মিথ্যা মনে করে অমান্য করে তাদের দৃষ্টান্ত এই। তুমি এই 
কাহিনীসমূহ তাদেরকে শুনাতে থাক, সম্ভবতঃ এরা কিছু চিন্তা-ভাবনা করবে। ১৭৭. বড়ই খারাব 
দৃষ্টান্ত হচ্ছে সেই লোকদের যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে এবং তারা নিজেরাই 
নিজেদের উপর যুলুম করতে থাকে। ১৭৮. আল্লাহ যাকে হেদায়াত দান করেন কেবল সেই সত্যের 
: পথ লাভ করে । আর আল্লাহ যাকে তার পথ প্রদর্শন হতে বঞ্চিত করেন, সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্থ হয়ে 
থাকে। ১৭৯. একথা একান্তই সত্য যে বহু.সংখ্যক স্ত্বিন ও মানুষ এমন আছে যাদেরকে আমর 


0S 
১ 


<) 

0 
৮ 
0 


রহ 
৯ 


0 
এ 
00 


১ 
ba 
৫ 

(> 


৫৯ 
8৫ 


১৫৯ 
oe 
® 


৫ 


১৫ 


১ 
৫ 
রঃ 


ও 


৫৫৫৮৫ 
৫৫. ডি 
১০০১০০১০৮৫১, ০৫৫৫১ 
৯৯৫ 4৫ 
৮৫ 


$$ 


১ 


৪৯, তফসীরকারগণ রসূলের যুগের ও তার পূর্ব কালের বিভিন্ন ব্যক্তির প্রতি এই দৃষ্টান্ত আরোপ ১৫৫ 
করে থাকেন। কিন্তু প্রকৃত সত্য কথা হচ্ছে- যে ব্যক্তির উদ্দেশ্য এ দৃষ্টান্ত সে বিশেষ ব্যক্তিটির ১% 
পরিচয় তো গুপ্তই আছে। অবশ্য এ দৃষ্টান্ত স্বরূপ প্রতিটি ব্যক্তির প্রতি আরোপিত হতে পারে যাদের ১%$ 
মধ্যে এ বিশেষত্ব পাওয়া যায়। আল্লাহতা'আঙা তাদের অবস্থাকে কুকুরের সাথে উপম্য দেন যারা ১৫৫ 
সর্বদ্ লটকাতে থাকা জিহবা ও টপকাতে থাকা লালা-রস তার সদা প্রজ্বলমান লালসার আগুণ ও ১%% 


0 
৫ 


৬ 
9 
() 


১০, 


© 
তং 
৪৯, 
১০ 
৩ 
ই 
CO) 


3 
bd 


২৯, 
৫৫১ 
৫ 
৫ 
১০০৭৯, 


চির অতৃপ্ত বাসনার পরিচয় দান করে। এ দৃষ্টান্তের ভিত্তি অনুরূপঃ যেমন আমরা নিজেদের ভাবায় 2 $ 
দুনিয়ার প্রতি লোভান্ ব্যক্তিকে দুনিয়ার কুত্তা বলে থাকি। ৫৫ 


৫ 
৮৫ 
৪ 
টং 
@® 

টু 


> 


0 

ক 
২৯, 

৫ 


সূরা “আল-আ'রাফ-৭ ৬৬ পারা-৯ 


€ 9৩৩ 1324 4 ৫. পা ৯৫১৫ 4৫76 ১82 224 
Sy | ১0৪ 0৪25 8) 22৬ ৮ 
(কিন্তু, চক্ষুসমূহ তাদের এবং তাদিয়ে তারা চিন্তা কিন্তু, অন্তরসমূহ তাদের 
না রয়েছে ভাবনাকরে না রয়েছে $$ 

a) 


৬৩5 ৮ OAL 5 5 uli ৮ 25৩ OF LL 


তি 
এসব (লোক) তা দিয়ে তারা শুনে ২5 রে এবং তা দিয়ে তারা দেখে 


$$$ 
০৩ 


এ 
১ 
১ 


®& 
৫৫১ 
oe 
৪8৬৬৬ 
উড, 


bt 


এ, 
কউ 
চক 
১৬৫৬৬ 


৫) 


0০:৩ 
চি 
0S 


রী 


২, 
৫ 
4 


চি 

0 
১৫৫ 
্ 


১৩ 
৬ 


রণ পণ ৩০ 2 
2 9681 2 এপ, ৮৪ ০: 
৮ এবং গাফিলতিতে নিমগ্ন তারাই টান অধিক তারা বরং 
0১ 1995 ? ৮৪ ৮৮5 


রি তোমরা এবং তাদিনে অতএব 
যারা বর্জনকর তাঁকে ডাক 


৫৫ ৩৩ ৩৩৫ ১৫১০৫ রর ৫ পুতি 

GUL ঘি ০5৮ । 0 5১ 

তারা কাজ করে চলেছে যেমন তাদেরকে শীঘ্রই তীর 
প্রদিফল দেওয়া হবে ামসূহের 


i ৫ ১ ১১১৫৫ ৫4 2244 
965১ 2০৬ ৩১৬৬ এ | ৬৪৬৩ ৩ 

- তারা ন্যায় তা এবং সত্যের (যারা) (এমনও) আমরা সৃষ্টি রে এবং 
বিচার করে দিয়ে দিকে পথ দেখায় একদল করেছি মধ্যেহতে 


তাদের দিল আছে কিন্তু তার সাহায্যে তারা চিন্তা-ভাবনা করে না। তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে 
তারা দেখে না। তাদের শ্রবণ-শক্তি রয়েছে, কিনতু তা দিয়ে তারা শুনতে পায়না । তারা আসলে জন্তু 
জানোয়ারের মত, বরং তা হতেও অধিক বিত্রান্ত। এরা চরম গাফিলতির মধ্যে নিমগ্র৫০। ১৮০. 
আল্লাহ্‌ ভাল-ভাল নামের অধিকারী । তাকে ভাল ভাল নামেই ডাক। সেই লোকদের কথা ছেড়ে দাও ৫% 
যারা তাঁর নামকরণে বিপথাগামী হয়। তারা যা কিছুই করতে থাকে, তার বদলা তারা অবশ্যই ( 
পাবে৫১। ১৮১, আমাদের সৃষ্টির মধ্যে একটি উন্মং এমনও রয়েছে যারা পূর্ণ হক অনুযায়ী হেদায়াত 
করে এবং হক মোতাবেক ইনসাফও করে! 


৫০. অর্থাৎ আমি তো তাদের হৃদয়, মস্তিক, চোখ ও কান দান করে সৃষ্টি করেছিলাম কিন্তু যালেমরা 4 
এগুলোর সঠিক ব্যবহার করলো না এবং নিজেদের অপকর্মের জন্য শেষ পর্যন্ত জাহান্নামের যোগ্য বলে ( 
গন্য হলো। ৫১. ‘উত্তম নাম সমূহ'_ এর অর্থঃ- সেই সব নাম যা দিয়ে রবের মহানত্ব, শ্রেষ্ঠত্ব, 
তাঁর পবিত্রতা ও মহাত্ম এবং তীর পূর্ণতা সূচক গুনাবলী প্রকাশ পায়। আল্লাহর নাম দেওয়ার ব্যাপারে (৫৫৫ 
সত্য-চ্যুতি হচ্ছে_ আল্লাহর প্রতি এরূপ নামসমূহ আরোপ করা যা তাঁর মর্যাদার হানিকর, তীর শ্রদ্ধা ( 
সম্মানের পরিপন্থী, যা দিয়ে তার প্রতি দোষ-ক্রটি আরোপিত হয় কিংবা যা দিয়ে তার শ্রেষ্ট ও মহান, ( 
পবিত্র সত্তা সম্পর্কে ভ্রান্ত-ধারণা বিশ্বাস প্রকাশ পায়। ৫ 


সুরা 'আল-আ'রাফ-৭ ৬৭. পারা-৯ 


8 2.52 7০49 পক, ১৮ বু LANE 
সি ৩ mri ৩০৪৩ ১:৬৬ ৬2৬১ 2 
মিথ্যা 


যেখান থেকে তাদের ক্রমান্বয়ে নিয়ে যাব আমাদের 


যারা এবং 
আমরা (ধ্বংসের দিকে) নিদর্শনগুলোকে বলেছে 
চি 2 ৫ E204 2,22 dd EE ডগ ওতে A 
9৩5 ৮৩৮ 5) Fmd Hi 3 OOS তি 
বলিষ্ঠ আমার নিশ্চয়ই তাদেরকে অবকাশ এবং তারা জানতেও ন৷ 
কৌশল দিচ্ছি আমি পারবে 
AZ 2 চা 243 ATAPI AAA 
2 ৩১ ১2 ০৪ mld Uli শেঠি 
৭ সে নয় উগ্মা কোন তাদের সহচর (যো, তারা চিন্তা করে নাই কি 
নয় 

114৫ ক তর পা 2৬ ১1226 স্বপর #22 52 ৭4৫ 
৬৪৩, ও 15১521৮5৬৮৮ ১2৬০ ৯) 
আসমানসমূহের সার্বভৌম ব্যাপারে তারা লক্ষ্যকরে নাই কি সুস্পষ্ট একজন এ ছাড়া 


কতৃত্বের 


হ সতর্ককারী 

৫ ৩৬ 2 FRA AA ৮ ৯৫ ৮ 
1১ 3 2) (৬ ৩ 2 ০5১০ 2 
(এ সম্পর্কেও এবং কিছুর সব আল্লাহ সৃষ্টি যা এবং যমীনের ও 


যে" করেছেন 
CA ৯৩১: রবে ০51৫4 LOA, পি ০৫৩ গর 
৮৬০৭ চিই১ ভি শিট এত NO) swe 
এরপর কথায় অতএব তাদের নিকটবর্তী হতে পারে হয়ত 
আর কোন মেয়াদ হয়েছে 

পর্ণ 22 25 

CIOL 

তারা ঈমান আনবে 

ক্ল্বু-২৩ ১৮২. আর যেসব লোক আমাদের আয়াত মিথ্যা মনে করে অমান্য করেছে, 


তাদেরকে আমরা ক্রমশঃ এমন সব উপায়ে ধ্বংসের দিকে নিয়ে যাব যে, তারা জানতে- বুঝতেও 
পারবে না। ১৮৩. আমি তাদেরকে অবকাশ ও সুযোগ দিচ্ছি, আমার কৌশলপূর্ণ ব্যবস্থাপনা, অটুট ও 
অকাট্য । ১৮৪. এই লোকেরা কখনো কি চিন্তা করেনি? তাদের সঙ্গীর উপর উম্মত্ততার কোন লেশ 
নেই৫২। সেতো একজন সংবাদ দাতা মাত্র, (খারাব পরিণাম সামনে আসার পূর্বেই) সে সুস্পষ্ট ভাষায় 
সতর্ক করে দিতে থাকে। ১৮৫. এই লোকেরা কি আসমান ও যমীনের ব্যবস্থাপনা সম্পর্কে কখনো 

চিন্তা করেনি? আর এমন কোন জিনিস যা আল্লাহ সৃষ্টি করেছেন- দুই চোখ খুলে কি দেখেনি? তারা 
এও কি চিন্তা করেনি যে, তাদের জীবনের মীয়াদ পূর্ণ হবার সময় হয়ত বা নিকটেই এসে পড়েছে? 
নবীর এই সতকীকরণের পরে এমন আর কোন্‌ কথা হতে পারে, যার প্রতি এরা ঈমান আনবে? 

৫২. ‘সহচর’ অর্থ- মোহাম্মদ (সঃ) তাকে মন্কাবাসীদের সহচর এই কারণে বলা হয়েছে যে, তিনি 
তাদের অপরিচিত ছিলেন না; তাদেরই মধ্যে তিনি জন্মলাত করেছিলেন; তাদেরই মধ্যে তিনি 
* থেকেছেন, বাস করেছেন, তাদের মধ্যেই তিনি শিশু থেকে যুবক হয়ে বেড়ে উঠেছেন ও যুবক থেকে 
বৃদ্ধ হয়েছেন। লবুয়্যতের পূর্বে সমগ্র জাতি তাকে একজন নিতান্ত সৎ-স্বভাব ও স্বচ্ছ-সঠিক বুদ্ধি-সম্পন্ন ৯ 
মানুষরূপে জানতো । নবুয়্যতের পর যখন তিনি আল্লাহ্‌র বানী প্রচার শুরু করলেন তখন অকন্াৎ তাকে 

তারা পাগল বলতে শুরু করলো | স্পষ্টতঃ তিনি নবী হবার পূর্বে যা কিছু বলতেন সে কথার জন্য 

তাকে পাগল বলা হচ্ছিল না বরং তিনি নবী হওয়ার পর যেস্ব কথার তবলীগ শুরু করেছিলেন সেই 

সব কথার কারণেই তাঁকে পাগল বলা হচ্ছিল। এ জন্যই বলা হয়েছে; এ কথা কি কখন চিন্তাও করে 

দেখেছে- এ সব কথার মধ্যে কোন্‌ কথাটি পাগলামীর? 


OO nO বাশি 
RLS LLIN 
0 EO nO nO mC mS ৫১৫৫ 
৯৮৪৬৬৪৬৬ e 
৩০০০৩০০৯৪১৫, 
৬৬৬৯৬ 
৮৮০৮ ১৯, 

৯৪৬ 


<) ৫১ ৫ 
CLLRS 
৫০৩ 


১ 
LR 
ডক 
৬৬৬. 
৪৫৫৫৫৩6 


© 


০ 
CY 


৩ 
Sf 
১ 


এ 
৫ 
ভিত 


OD 
রড 
$%% 
0S 


১ 


৫১৯৫৫ 
৫ 
১ 


রি 
0 
১৬ 
৫ 
bt 
@ 


পার-্ট $$$ 
২৫৫ 
4০২ 
2 পা ৯৬৬ 
৬ ৫১২-৬-৫১ 
৬ $2 
যাকে $$$ 
] k Ee বঞ্চিত করেন চা, 
) প্রদশক নাই ৫৮৫৮৭ 
3 ড় লেন br 55 
রং XX ) [ টি টা র্নেশু ৯, উজ; 
৪ ৩৬ SEES 
তারা উদত্রান্ত তাদের বিদ্রোহিতার ক 
ফিরবে ee 
টা এ ৫৫ 
৫০৭ % ৮৩ টি oe 
® জে ) 5 ete 
হং আমার রর তারজ্ঞান মূলতঃ ঘটবে খু 
২ তাতিনি ল | তত 
₹%%% প্রকাশ করেন রবের < 40.2০) 3333 
টি ৫4৬৫৫ 1 A টি | ৬ ৯ জর 
৬ তত | > চি ও ed ৮ রর ৰণ টিং X 
7 b) 2 ০৪৭ 2 তিনি ছাড়া তার সময়কে 3. 
০৫০৩, নু 
এ না নধীবী ইত. (অন্য কারোকাছে $2 
7 রি 74 £ 338 
) উড পরও ১ ৰ 
তি (৬৩ ১৩৩ > ই - তোমাদেধ কাছে ও KE 
86888 0» এর যেন তোমাকে তারা আকম্াৎ এছাড়া তা আসবে 
$$ ১৭ বল নেন রি পরশু করে ০ ২ 
(2 , বাটি ৫ | 888 
88৬৬ 24% মা i | পর { <9 J sd 41) 4 3৮5 হর 
৬৮৬ ৯ ৬ জ্ঞান মূলতঃ $33 
1 লোক অধিকাং ক আল্লাহর কাছে তার ++ 
- রহ হস (রয়েছে) ১১ 
২১৫৬৭ ৫৫ 
2, ৫4 ঘর 2 ৬ 
$$$ + এতে CN | রি রর ») $ ৬৪ (১5 ৬ চ] ৩ রত 
22 ৯), 1 না বল 2 
উতর কোন আমার : ক্ষমতারাখি 8 
55৬. ইচ্ছে যা এছাড়া কোন না আর জায় 8 
টিভি লাভের নিজের জন্যে ৫ 
2 করেন ডি 
<> সী YX 
ft টা র্‌ 
রিরিকেকি ) ৫ নেই। এবং ৫ 
++ হতে বঞ্চিত করে দেন তার জন্য আর কোন পথপ্রদর্শক $$$ 

ভিত যাকে তাঁর হেদায়াত I ১৮৭. এই =) 
5 হত অনমনীয় ভূমিকায় বিভ্রান্তি হবার জন্য ছেড়ে দেন ৬৬: 
১4443 আল্লাহ তাদেরকে তাদের বিদ্রোহাত্বক টির আসবো নন 
$$ হত লোকেরা তোমাকে জিজ্ঞাসা করেঃ আচ্ছা, সেই কিয়ামতের করবেন। $৫৫৫ 
র নির্দিষ্ট সময়ে তিনিই প্রকাশ $2 
2 855 ত kb St আকস্মিকভাবে এসে পড়বে। এই $$ 
$ 
2 আসমান ও যীনে তা বড় কঠিন দিন হবে। ত 552 সবিশেষ অবহিত। বলঃ $$$ 
” ০) 
লে এ পর ৪8 58 রি 
টি Kk ১ ৫ 
হু তার সম্পর্কিত জান কেবল ia ফায়দা বা লোকসানের ইতিয়ারই $$$ 
PLY $$ নবী! এদেরকে বলঃ “আমার নিজের কোন $$ 
$$$ তিতা PLR 
£{ আমার নেই। আল্লাহই যা চান তাই হয়। $$ 
$$ ৫ 
NX 
SS ন 

YS 


ডঃ 

এ 
৫ 
2S 
ক 


3 
৫ 
রন 
; 


১ 
১৫. 


ক 

64 

8 24 রর পট অপর ৩ পরপু $ পারত পা B22 পার 
কিক হি ৯৬) ৪৯১৫০ রি 2 
2 ১৯০৩] ৪ > NY! (০1৩ ? 
(0 এবং কল্যাণ হতে আমি অবশ্যই অদৃশ্যকে জানতাম আমি যদি এবং 


ৃ 2৫৭ 62 ০৫ G34 KL পৰ্ব > রি ১৫৮ 
2%) ১ ১ AS 2) ৩ 5৮ অভি ঠ৫2 ও 


১ 
৮৭ লোকদের সুসংবাদ ও একজন এছাড়া আমি প্রকৃতপক্ষে। কোন আমাকে না 


৬৬ ৮ 


24 2০ 414% > তরু ৪6 পাঠ 2% 
০৮ ৩ ৬০ 8 OOS 
ব্যক্তি হতে তোমাদেরকে যিনি (আল্লাহ) (যারা) 
সৃষ্টি করেছেন তিনিই ঈমান আনে 
পাদ 2 পা পর্ণ 2/ PAA a? AA 
1 ফি 
7৮ পা ৩৯১9 / হ 
জিডি অতঃপর তারা যেন তার তাহতে বানিয়েছেন 
হি লেস হয় Bs এনা 28৮ TE রি 
১৭৭ 24224 ~~ { 2 44 Z ১০৮৫ ১৮ IAAL 
1265 ৩০৩০ ভি হরি ০১১১ ৬১৪০০ 2 
(5 দুজনেই ভারী হয় অতঃপর তা নিয়ে সে অতঃপর হাস্কা গর্ভ স্ত্রী গর্ভধারণ 
পে সর ৫৫4 ঠা 4 চি 4 ৫ চা 
১৯৫১৫৯৫১৫ 2 5 A oe 2 EAA w 
2802 6 ৬৮ আঠো ০৮ ৬৮ এ) 
৮ অন্তৰ্ভুক্ত অবশ্যই পূৰ্ণাংগ ও আমানের অবশ্যই (যিনি) তাদের আল্লাহর 
24? আমরা হব নেক (সন্তান দাও তুমি যদি উভয়ের রব (কাছে) 
৮৮৫৮1 ১১ শর, 2 OH KL 16102406৯80 ৫? ৮১৮ 
৩১৬০১ ৯০৯ ত এ ও 9 0১2৯) 
৫ তার তার দুন্ধনেনি্ধরণ পূর্ণাঙ্গ তাদের দুজনকে অতঃপর শোঁকরকারীদের 
৪282 ব্যাপারে যা সাথে করল , (সন্তান | দিলেন যখন 
heed EK ALAN ৫প ৮৬ A 1 SATA 
08 ০0৬ (৬৮ 2) ৩ ০৫৩ 
8:29 { তারা শিরক করে তাহতে আল্লাহ মূলতঃ তাদের দুজনকে 
PERLE যা বহুউদ্ধে (আল্লাহ্‌) দিলেন 


1৫ অথচ অদৃশ্য সম্পর্কে যদি আমার জ্ঞান থাকত তা হলে আমি আমার নিজের জন্য অনেক কিছু ফায়দাই 
[২ হাসিল করে নিতাম এবং কখনো আমার কোনই ক্ষতি হতে পারত না। আমি তো তাদের জন্য নিছক 
রর একজন সাবধানকারী ও সুসংবাদদাতা মাত্র_ যারা আমার কথা মেনে নিবে। ক্রশ্কুং-২৪ ১৮৯. তিনি 
৮ আল্লাহ যিনি তোমাদেরকে এক প্রাণ হতে সৃষ্টি করেছেন এবং তারই সত্তা হতে তার জুড়ি বানিয়েছেন, 
৫ যেন তার নিকট পরম শাস্তি লাভ করতে পারে! পরে যখন পুরুষটি স্ত্রীকে ঢেকে নিয়ে সংগত হয়। 
299 তখন সে হালকা ভাবে গর্ভ ধারণ করে। তা নিয়েই সে চলাফিরা করে। পরে যখন সে স্ত্রী) ভারী ও 
$%+%% অচল হযে পড়ে তখন উভয়ে মিলে তাদের রবের নিকট প্রার্থনা করেঃ তুমি যদি আমাদেরকে নেক 


> ১ 
145 সন্তান দান কর তবে আমরা তোমার শোকর শুযার হব। ১৯০. কিন্তু আল্লাহ যখন তাদেরকে এক সুস্থ ২5 


5% নিখুত বাচ্চা দিযে দিলেন তখন তারা তাঁর এই দান ও অনুগ্রহে অন্যান্যকে শরীক করতে লাগল৫৩। 
+++% বস্তুতঃ আল্লাহ বড় মহান ও উচ্চ এদের কথিত এ সব মুশরেকী কথা-বার্তা হতে। 


৬৫. = E i 

$$$ ৫৩. অর্থাৎ সন্তান দান করার মীলিক তো আল্লাহতা'আলা। স্ত্রী-লোকের গর্ভে বানর বা সাপ বা অন্য 
ঃ তে Ce (অপর পাতা দেখুন) 
TA 


শব্দার্থে কুর-৩/১০-- 


তর 
৫ 


রি 
8 8: 


১ 


১৫১৫১ 
ডিউক 


34 


রক, ফি 
চিত J 
ক 


< 
ক 
Le 


৫৫ 


রী, 
$2 
তি 


বট 

কর 

4৭ ২৫১৩০ 
সি 


রী 
<> 
2 
+. শি 


525: 
222 


তি 
১ 


রহ 
রি 


$$$ 
8 
১ 

> 


ৰ) 0 
33 - নু ETE: 
৫ ০৫ A রা 22 

PILL A LDL? 22 Le পি 2 রর 2 se CLL 

122 5 ৯ এ 2 ভু তি ন্‌ ৬ ১০১ 8 

আল এবং সৃষ্টিকরা হয় তাদেরকে অথচ সৃষ্টিকরতে না যা তারা শিরককরে কি $$$ 

চি পারে SY 

3 (8425 | বা রি =~ 2% 224 7/222) ৫ 2৫ তত 

2222 ৩ ? €) ০১১৮ শত} ৮) 2 1৯০9 (৩১১০ ৫ 

98000 যদি এবং তারা সাহায্য তাদের না আর সাহায্য তাদেরকে তারা ক্ষমতারাখে রর 

হরর করতে পারে নিজেদের জন্যে করতে 09% 

1৫৫৮ রে ৫ 

1১ টি £. পার্ট হ 2 কণ » eo CO) 
CO 0 E) চি b | B ০ 

2 ee মিন জিত ৩ ৬৩ ৫) ৮১৮৩৩ চু 

by 2 তোমাদের জন্যে সমানই তোমাদেরকে তারা না সঠিকপথের দিকে তাদেরকে ডাক 6৮ 

রি অনুসরণ করবে (4 


58৮৬758--7 55744 OLY 


< রী চট 
রতি 202৩৫ cl ৩1 ০০৮৬০ 7৩ 2১1 sl ১১১১ তত 


8 


2 2 তোমরা যাদের নিশ্চয়ই নিরবতা I অথবা তাদেরকে $$ 
22  পার্থনাকর (কাছে। অবলম্বনকারী হও তোমারা ডাক $৫4 
252 2206 579১9 ১ ৫ 5 LY 
98 ১১১৩ 2৫৮ 2৬৬ hl ৩১১ ৪ 
222 তা তখন তাদেরকে তাহলে তোমাদেরই জন” আল্লাহ ৫ 
ডি সাড়াদিক তোমরা ডেকে দেখ মত ৮ 
৫2১০1 ১৫ তি 

< © ৩১১৬০ Pe ৩ ১, £: 
1 8 সত্যবাদী তোমরা হও তোমাদেরকে (4 


১৯১. এরা কতইনা অজ্ঞ ও মূখ $ এরা এমন সব জিনিসকে আল্লাহর শরীক গন্য করে, যারা কোন $2 
কিছুই পয়দা করেনা, বরং তাবা নিজেরাই সৃষ্ট । ১৯২. যারা না তাদের কোন সাহায্য করতে পারে, ( 
৮ আর না তাদের নিজেদের সাহায্য করতে তারা সক্ষম। ১৯৩. তাদেরকে তোমরা যদি হেদায়াতের ! 
&- পথে আসার জন্য আহবান জানাও তবে তারা তোমাদের অনুসরণ করবে না, তোমরা তাদেরকে ডাক ( 
কিংবা চূপ-চাপ থাক, উভয় অবস্থায়ই ফল তোমাদের জন্য সমানই থাকবে ৫৪। ১৯৪. আল্লাহকে বাদ | 
2 দিয়ে তোমরা যাদেরই ডাক তারা নিছক বান্দা ছাড়া আর কিছুই ন। যেমন তোমরাও বান্দা। তাদের ! 
রা 
১ ধারণা যদি সত্যি হয়। 
€৫৫% কোন অদ্ভুত জন্তু সৃষ্টি করে দেন কিংবা যদি শিশুকে পেটের মধ্যে অন্ধ, বধির, হজ ও লং করে দেন, 
00 কিংবা তার দৈহিক মানসিক ও প্রবৃত্তি-গত শক্তি-প্রবণতার মধ্যে কোন ক্রুটি রেখে দেন তবে কারুর $$$ 
TU 
2 ন্যায় ঠিক একই রূপে বহু দেব-বাদীরাও এ সত্য জানে। এ কারণেই গর্তকালে সমস্ত আশা ভরসা; 
$০ আল্লাহরই প্রতি নিবদ্ধ রাখা হয়- তিনিই সুস্থ-সঠিক শিশু-সন্তান পয়দা করবেন। কিন্তু যখন আশা($% 
175 বল হয় এবং চালের হত সু পি ভাগ লাত হয়, তখন কৃতজ্ঞতা প্রকাশের জন্য নযর ও নিয়া $$$ 
4--7 কোন দেবী, কোন অবতার, কোন ওলি ও কোন হযরতের নামেই চড়ানো হয় এবং শিশুর এরূপ $$$ 
7797297 নামকরণ করা হয় যার দ্বারা মনে হয় সে যেন রব ছাড়া কারো অনুগ্রহের ফল। ৫৪. অর্থাৎ এই $44 
Ltt মুশরিকদের মিথ্যা উপাস্যদের অবস্থা তো এরূপ যে- সোজা পথ দেখানো বা নিজেদের উপাসকদের পথ- $$ 
নির্দেশ করা তো দূরের কথা বেচারাদের তো কোন পথ-প্রদর্শকের অনুসরণ করারও ক্ষমতা নেই, বমন £$3 
4৮ কি যদি কেউ ডাকে তবে তার ডাকের জবাব দেওয়ারও ক্ষমতা তাদের নেই। রহ 


১১ 
Co) 
৫৬ 
৫ 
৫০১০৩) 


$9 
6৫১ 
৫ 


এ 
$$ 
এ 
৫৫ 


$052 
তু 
ক 


রি 
1 


bY 


6১৫ 
৮৫ 
$৬ 
ঁ 

৫ 


E0000. 
PSR OY 
৮৬৬৬ টিক 

৪৪৪৯৮ 

৫১ nO nO nO as 


ৰ 


৯৫ 
ক 
রঃ 


পি 
$৫৭ 


১ 
১৩৮৫ 
22222 
৫৫৯৯৬ 


(> ৯ 
1514 
ক Xe 
০১৫৯ 

৫ EC) 
৫১৫০ > 


সূরা আল-আ'রাফ ৭১ 
রা 324 24 ৮ (242% Gad পর্ব 
্‌ রি ৪+ = র্‌ কচি 2% 
EG ০১৮৫ ৮৪ ৫ £ ৮৯ ৪) 
'তাদিয়ে তারা হাত তাদের বা তাদিয়ে ত্ারাচলে পা সমূহ তাদের 
ধরতে পারে সমূহ আছে (কি) আছে 
2287 5৫ গা EX Fd রি ৬ পা ৩১১০৩ Lf 28d 2 
০৮০ ডা2া 2G 95০2 ৩৯৮ পি এ 
তারা শুনে কান সমূহ তাদের বা তাদিয়ে তারা দেখে চোখ তাদের বা 
আছে (কি) সমূহ আছে (কি) 
51532 AA 292 পু এল পার্টি 2 ১৪ ৩ 8 1৮ 
. 2 ~ ৪ Le ১(৮/1/১ রি 
ও ৩১১৪১ YS ১১৬৬, ~~ 64 1৯21 ৬৬ ৬ 2 9 
আমাকে তোমরা অতঃপর কৌশলকর এরপর তোমাদের তোমার বল তাদিয়ে ; 
অবকাশ দাও না আমার বিরুদ্ধে শরীকদেরকে ডাক 
পরত পারছি ৫ 1 ৫ 2 রদ) 2৩৬ পাও) ও 
রর EAE হি ৃ নত 
KB গা OF GH LY? 
অভিভাবকতৃ তিনি এবং কিতাব নাযিল যিনি আল্লাহ. আমার নিশ্চয়ই * 
করেন করেছেন ভিভাবক 
৫৯576 5৫ ৯৫ » 35৯ / ১১24৫ 65 তর্ঘ ৫5 ! 
৩৯৮৪৪ 29১১ OF ৩৮৩৩ 95১) 5 ও ৩৮৪০০ ও 
তারা সমর্থ হয় না তাকে ছাড়া তোমরা যাদের এবং সংকর্মশীলদের =; 
2923324? / Ld dd 2874 7 তি পরত ওপার ও 
১১৮৩৩ ৩৮ 5 ৫9 ৩০৬ পিপি) ১5 SPS: 
তাদেরকে যদি এবং সাহায্যকরতে পারে তাদের না আর তোমাদেরকে 
৮৮ A ১52৫ 321% A 232270 3/0 চি রগ রি 
3 ® 
০৩৪১ 55১5৮ ry 2 ১৯ ১ ৬০৯৪ 91 
তোমার তারা তাদেরকে তৃমি এবং তারা শুনতে না সংপথের দিকে 
দিকে তাকাচ্ছে দেখতে পাবে (বোহ্যতঃ) পায় 
2322 33 ANNAN 
WUE ০) 
দেখতে পায় না তারা অথচ 


রি লোকদের সাহায্যে করে থাকেন। ১৯৭. পক্ষান্তরে আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাক তারা না ৮ 


দেখতে পায় লা।” 


১৯৫ . এদের কি পা আছে যাতে ভর করে চলতে পারে? এদের কি হাত আছে, যা দিয়ে ধরতে পারে? 
এদের কি চোখ আছে, যা দিয়ে তারা দেখতে পারে? এদের কি কান আছে, যা দিয়ে তারা শুনতে পারে? = 
হে নবী, এদের বলঃ “ডেকে নাও তোমাদের বানানো সব শরীকদের, তার পর তোমরা সকলে মিলে » 
আমার বিরুদ্ধে চেষ্টা-যত্ম ও ব্যবস্থাপনা গ্রহণ কর; আর আমাকে মোটেই অবকাশ দিওনা । ১৯৬. আমার » 


=: 
৬ 
=: 
=: 
Ee 


তোমাদের কোন সাহায্য করতে পারে, আর না তারা নিজেদেরই সাহায্য করতে সমর্থ । ১৯৮. বরং -% 


তোমরা যদি তাদেরকে সঠিক পথে আসতে আহবান জানাও, তবে তারা তোমার কথা শুনতে পর্যন্ত সণ 
পারে না। বাহ্যতঃ তোমরা মনে কর, তারা তোমার দিকে তাকিয়ে আছে; কিন্তু মূলতঃ তারা কিছুই »& 


=: 


>=: 
~~: 


2 244 ২৩৯ ৯৮5 
০০পা এ ৯৯৪ ০ 
উপেক্ষা এবং সৎকাজের নির্দেশ 
কর দাও ক্র 


রা লারা 
1) ১০৪ ৩৩০৩1 ৬৪1 52 ৬৬৫ ৩ এ 
যতানের পক্ষহতে ও 


ৃ ৫ পাও 1 3 রর 
22 ৪০:০০ উপ 
% মূ্খদেরকে 


৮ রক 


নিশ্চয়ই আল্লাহর তুমি তবে কোন শয়তানের 


তিনি পানাহ চাও প্ররোচনা উদ্ধানী দেখ 
Ae NO AA NN 525) 55৫ 92/ G23 7 
? 1১1 171 02১১1 OL 0৮৮ সিন 


চর উড 2)/2 ৪১৪১৪ 22 4 ও ॥ 2 7১ 
2৭1৮ 59৩৮5 5158 13৮৩৩ ৬৯ US 
৫০ তাদের/বিত্রান্ত। এবং  দেখতেপায় তারা অতঃপর তারা শ্বরণকরে শয়তানের পক্ষহতে 
ভাইয়েরা (সঠিক পথ) তখন (আল্লাহকে) 


PA 


ও 


১০৫৫ 2৩৮৫ 


৮% না যখন এবং তারা ক্রটি করে না এরপর ত্রান্তির মধ্যে তাদেরকে 


OE (বিভ্রান্তিতে রাখতে) টেনে নেয় 

PLL UP এ পার্টি 2.8 ৮৫১৮৮ 2 A A ৮51৫ ৮৮৫ 5৮০১৪ 
bed PA Ed ue 2. ৩ ee 
| ৬৬ জী ৭1৮ 
2 ABT ES) 085 এ 156 KY ৫1 
44৮% অনুসরণ তি বল তাতৃমি না কেন তারা বলে কোন তাদের কাছে 
ভিত 2 Gf Tas Lr 

₹0৮ 09 ২৪১ % ১ 
আমার পক্ষহতে আমার ওহীকরা যা 
রবের প্রতি হয় 


১৯৯, হে নবী. নম্রতা ও ক্ষঘাশীলতার নীতি অবলম্বন কর। সৎ কাজের উপদেশ দান করতে থাক 
এবং মুর্খ লোকদের সাথে জড়িয়ে পড়ো না!২০০. শয়তান যদি তোমাকে কখনো উষ্কানী দেয়, তবে 
আল্লাহর নিকট পানাহ চাও; তিনি সব শুনেন, সব জানেন। ২০১, প্রকৃতপক্ষে যারা মুত্তাকী, তাদের 
অবস্থা এই হয় যে, শয়তানের প্ররোচনায় কোন খারাব খেয়াল তাদেরকে স্পর্শ করলেও তারা সংগে 
সংগে সতর্ক ও সজাগ হয়ে যায় এবং তাদের জন্য সঠিক কল্যাণকর পথ ও পন্থা কি তা তারা 
সুস্পষ্টভাবে দেখতে পয ৷ ২০২, তারপরে তাদের (শয়তানের) ভাই-বস্ধুরা তো তাদেরকে বাঁকা- 
চোরা পথেই তীব্রভাবে টেনে নিযে যায়। এবং তাদেরকে বিভ্রান্ত করার ব্যাপারে চেষ্টার কোন ক্রুটিই 
রাখে না। ২০৩, হে নবী তুমি যখন এই লোকদেব সামনে কোন নিদর্শন (মুজিযা। পেশ না কর, 
তখন তারা বলে “তুমি নিজের জন্য কোন নিদর্শন বাছাই করে নিলে না কেন?" তাদের বলঃ 
“আমিতো কেবল সেই অহীকেই মেনে চলি যা আমার রব আমার প্রতি নাজিল করেছেন। 


216 $ 99505 I BOB ৬৪১৩৩ 


৫ 
ড 


৫১ 


ট্ী 
৭ 
bo 


৫১০৫১ 
৬৫ 
5 

<) 


OOD 
উর 
১৫০ 
করত 
0 a0 nO mC 
উড 
০৮ 


তত 
ee 


টিং 


A 


৫১১ 0s. 1১-৫১-৫১১৫ তং LA রঃ el টু 4 ৫২, টি ১০ 
252 1181 রঃ 58509 2 (2 ৃ ঢু 
40 টি হরর 


| 
স্পা 
তর 
ত ও 


যত ও 


2 শা 


4 র্‌ 
বি? Ne 
ও BAER 


4 


পা 
যাবা 
-চাপ থাক; সম্ভবত 


A 
a 


(অথাৎ ফেরেশতারা) 
৩৫ 
PA > 
কুর আনে মজীদ তোমাদের 


রহমত হইতেছে সেই লোকেদের জন্য, যারা এ মেনে নিবে! ২০৪. যখন কু 


চুপ 


0° 
চর 


গর সাথে শ্রবণ কর এব 


তিও রহমত নাযিল হইবে ।" ২০৫, হে নবী, তোমার রবকে সকাল ও সন্ধ্যা স্বরণ 


হলি বেনী 


এ ৯ *৯ : 
an ডু 52 
58 E ৩% র্‌ ২৪ = 

৬ প্র N চু ন 

EE ib 0) 

: FE 2 $ 

চু ২০) ১ ঢু 31 9 

০78৮ el + 

151 

97 


ধকারী 


অধি 


যারা চরম গাফিলতির মধ্যে পড়ে রয়েছে। ২০৬. যেসব ফেরেশতা তোমার রবের নিকটে নৈকট্যের 


2 
A 
bp) 
না 
বস্তুতঃ এ অরন্তদৃষ্টির উজ্জ্বলতম আলো, তোমাদের রবের নিকট হতেই অবর্তীণ। এ £ 


সামনে 
৩1 
১৪টি সিজদার আয়াত আছে। 


BD ১৫৫৫-১৫-৭৫ ১৫ : 
42 ৪৪ কও হরর $ £8 OE 2 হই 2 ৫ 2 
eS 0m উ ৩২) CnC mei ৫১৫০ ১১ ROG EO 
1 ৃ ডিও, রত +% 65৮5৬ 


০৫১ ১ DE EOE রা O ye oa? ৫ পন রা 1২৭১ টি ১৫৭ (47৫ রে 9 SL i A j y : 
< এত ৮১১৮৬ ১১222 ২ ন ৮৭, রর পদবি 222 ভিতর 


সূরা 'আল-আনফাল-৮ ৭৪ পারা-৯ 


8888 সূরা আল-আন্ফাল 

$588 নাযিল হওয়ার সময়-কাল 

$$$ এই সূরা ২য় হিজরী সনে বদর যুদ্ধের পরে নাযিল হয়েছে। এতে ইসলাম ও কুফর-এর মাঝে প্রথম 

2 অনুষ্ঠিত এই যুদ্ধের বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। সূরার আলোচ্য বিষয় সমূহ চিন্তা করলে মনে 

272% হয়, সম্ভবতঃ এই সম্পূর্ণ ভাষণটি এক সংগেই নাযিল হয়েছে তবে এটাও সম্ভব যে এর কোন কোন 

₹%% আয়াত বদর যুদ্ধ জনিত সমস্যা ও বিষয়াদি সম্পর্কে পরে নাযিল হয়েছে এবং ভাষণের ধারাবাহিকতায় 

১৫ উপযুক্ত স্থানে তা সন্নিবেশিত করে একটি ধারাবাহিক ভাষণে রূপ দান করা হয়েছে। কিন্তু আলাদা 

৫৫ আলাদা তাবে অবতীর্ণ দুই-তিনটি ভাষণকে জুড়ে একটি সমষ্টি সূরা বানানো হয়েছে- এ কথা বলার 

(44% মত কোন প্রমাণ ধারাবাহিকতায় কোথায়ও দেখা যায় না। 

ও উরতিহাসিক পটভূমি 

8 এ সূরা সম্পর্কে পর্যালোচনা করার পূর্বে বদরের যুদ্ধ ও তার সংগে সম্পর্কিত অবস্থাসমূহের উপর 

(5? এতিহাসিক দৃষ্টিপাত করে নেয়া আবশ্যক । 

2 নবী করীম (সঃ) এর ইসলামী দাওয়াতী আন্দোলন প্রাথমিক দশ-বারো বছরে, যখন তিনি মক্কা শরীফে 

০4 (% অবস্থান করছিলেন, খুবই পরিপরুতা ও দৃঢ়তা প্রমাণ করতে পেরেছিল। একদিকে তার পিছনে 

1 কার্যকর ছিলেন এক উন্নত চরিত্র, বড় আত্মার অসাধারণ বুদ্ধিমান নেতা । তিনি স্বীয় ব্যক্তি-সত্তার সম্পূর্ণ 

224 মূলধনই তাতে নিয়োগ করেছিলেন। একদিকে এই দাওয়াতী-আন্দোলনকে সফলতার চূড়ান্ত মন্যিল 

£%% পর্যন্ত নিয়ে পৌছিয়ে দেয়ার জন্য তার অচল-অটল সঙ্কল্প বর্তমান ছিল, এবং এই উদ্দেশ্য সাধনের 
রি পথে সর্বপ্রকার বিপদ মৃসীবতকে সহ্য করার এবং সব বাধা বিপত্তিকে মুকাবিলা করার জন্য তিনি 

৫৫৮৫০ সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন- তার কর্মপন্থা হতে এই সত্য পূর্ণরূপে প্রতিভাত হচ্ছিল। অপর দিকে স্বয়ং 

$$ এই দাওয়াতী আন্দোলনেই এমন তীব্র আকর্ষণ বর্তমান ছিল যে, তা লোকদের মন-মগজকে পুরো 


{ 


4 মাত্ৰায় প্রভাবা্বিত করে নিচ্ছিল এবং মূর্খতা, জাহেলিয়াত ও হিংসা-বিদ্বেষের পর্বত সমান বাধাও তার 
তির পথ রোধ করতে ব্যর্থ প্রমাণিত হয়েছিল। এই কারণেই আরবের প্রাচীন সমাজ-ব্যবস্থার সমর্থক 
৮4 লোকেরা-যারা প্রথমে তাঁকে উপেক্ষা ও অবজ্ঞার দৃষ্টিতে দেখত- মক্কা অধ্যায়ের শেষ সময়ে তাকে 
৮% এক গুরুতর বিপদ বলে মনে করতে শুরু করেছিল, আর পূর্ণশক্তি দিয়ে তাকে খতম করে দিতে 
19595752৯54 
£29 পথমতঃ এ কথা এখনো অপ্রমাণিত ছিল যে এই আন্দোলনের জন্য বিপুল সংখ্যক অনুগত কর্মী 
2 সংগৃহীত হয়েছে কিনা, যারা এটাকে কেবল মানে-ই না, তার নীতি আদর্শের প্রতি গভীর প্রেমও 
অনুভব করে । এটাকে বিজয়ী ও কার্যকর করার চেষ্টায় নিজেদের সমগ্র শক্তি ও সম্পূর্ণ জীবন-পূজি 
$$ নিয়োজিত করতে প্রস্তুত, তার জন্য নিজেদের সবকিছু কোরবান করতে দুনিয়ায় সব মানুষের সংগে 
5: লড়াই করতে- এমন কি, প্রয়োজন হলে নিজেদের প্রিয়তম আত্মীয়-স্বজনের সহিতও সম্পর্কচ্ছেদ 
; & করতে-সম্কল্পবদ্ধ । এ কথা সত্য যে, এই সময় পর্যস্ত ইসলাম অনুসারী লোকেরা কুরাইশের যুলুম- 
4৮৫৫৯ নির্যাতন ও অত্যাচার-নিপীড়ন অকাতরে সহ্য করে নিজেদের ঈমানের সত্যতা ও ইসলামের সাথে 
41 সম্পর্কের দৃঢ়তার অনেকটা প্রমাণ দিয়েছিলেন, কিন্তু ইসলামী আন্দোলন এমন প্রাণ-উৎসর্গকারী 
4 অনুসারীর দল- যারা নিজেদের জীবন-লক্ষ্যের তুলনায় অপর কোন জিনিসকেই অধিক ভালবাসে না- 


ছিল। ইসলামের সামগ্রিক সুসংবদ্ধ শক্তি এতদূর দৃঢ় হয়ে উঠতে পারেনি যা প্রাচীন দৃঢ়-প্রতিষ্ঠিত 
জাহেলিয়াতের ব্যবস্থার সাথে কোন চুড়ান্ত মুকাবিলায় নামবার জন্য একান্তই অপরিহার্য ছিল। 
তৃতীয়তঃ এই দাওয়াতী-আন্দোলন কোন একস্থানে দৃঢ়মূলে প্রতিষ্ঠিত হতে পারে নি। তখন পর্যন্ত 
তা কেবল বায়ুমন্ডলেই প্রভাব বিস্তার করছিল। দেশের কোন ভূখন্ডে তা তখনো দৃঢ়-প্রতিষ্ঠিত হয়ে 
* নিজের আদর্শকে বস্তবায়িত করতে এবং ক্রমে আরো অগ্রসর হবার ভূমিকা অবলম্বন করতে পারেনি । 
তখন পর্যন্ত যে মুসলমান যেখানেই ছিল- কুফর ও শ্র্কে ভিত্তিক সমাজে তাদের অবস্থা ছিল ঠিক 
খালি পেটে কুইনাইনের মত । পেট যেমন সব সময়ই তাকে বমন করে বাইরে নিক্ষেপ করতেই 
+ চেষ্টিত হয় এবং এতটুকু স্থিতিলাভের সুযোগ দিতে প্রস্তুত হয় না, তাদের অবস্থাও ছিল ঠিক এরূপ । 
চতুর্থতঃ এই সময় পর্যন্ত ইসলামী দাওয়াতী-আন্দোলন জনগণের বাস্তব জীবনের ব্যাপার ও কাজ 


২ কর্মসমূহ নিজ হস্তে ধারণ করে চালাবার কোনই সুযোগ পায়নি । নিজস্ব কোন তামাদ্দুন- সমাজ- : 


সভ্যতা ও সংস্কৃতিও তখন পৰ্যন্ত গড়ে উঠেনি । তার নিজস্ব অর্থনীতি, সমাজ-ব্যবস্থা ও রাষ্ট্রনীতিও 
:২% বিরচিত হয়নি এবং অন্যান্য শক্তির সাথে তার যুদ্ধ ও সন্ধির ব্যাপারও তখন পর্যন্ত ঘটেনি। ফলে এই 
22858 যে নৈতিক নিময়-পদ্ধতির উপর মানব-জীবনের সামগ্রিক ব্যবস্থাকে গড়তে ও চালাতে 
৫৮ ইচ্ছুক, তার কোন বাস্তব প্রকাশ ঘটতে পারেনি এবং এই দাওয়াতে মূল নেতা, নবী এবং তার 
145 অনুসারীরা যে দিকে দুনিয়াকে আহ্বান জানাচ্ছে সে মত আমল করতে কতখানি দৃঢ় প্রতিজ্ঞ, 
খেক পরীক্ষার কষ্টি পাথরে তাও তখন পর্যন্ত পরীক্ষিত হতে পারেনি । পরবর্তী ঘটনাবলী এমন সুযোগ ও 
2 ক্ষেত্র পয়দা করে দিয়েছিল, যাতে এই চারটি অপূর্ণতাই সম্পূর্ণ হবার সুবিধা পেয়েছিল । 

০ 
২ আলোকোচ্ছটা বিচ্ছরিত হতে থাকে এবং সেখানকার লোক কয়েকটা কারণে আরবের অন্যান্য 


রি গোত্রের-লোকের চেয়ে এই আলো অনেক বেশী কবুল-করছিল ৷ শেষবারে-নবুয়্যতের দ্বাদশ বছরে 


৫ টি, 0 
222 


< হু হজ্জের সময় ৭৫ ব্যক্তির প্রতিনিধি দল রাতের অন্ধকারে নবী করীম (সঃ) -এর সঙ্গে সাক্ষাত করে । 
33882 তারা কেবল ইসলামই কবুল করলনা; বরং সেই সঙ্গে নবী এবং তার অনুসারীদের নিজেদের শহরে 
$43৫১ স্থান দেওয়ার ইচ্ছাও প্রকাশ করল ইসলামের ইতিহাসে এ ছিল এক বিপ্লবী পর্যায়; আল্লাহতা'আলা 
4 নিজের অনুগ্রহে এই সুযোগ করে দিয়েছিলেন । ইয়াস্রাববাসীরা নবী করীম (সঃ) কে একজন আশ্রয় 
5 তি প্রার্থী হিসেবে নয়, আল্লাহর প্রতিনিধি ও নিজেদের ইমাম, নেতা ও শাসক হিসেবে গ্রহণ করার জন্য ; 
je তত আহ্বান জানিয়েছিল । ইসলামের অনুসারী-অনুগামীদের প্রতিও তাদের আহ্বান কেবল এজন্য ছিল না 
০:3 ততে ক মহা হয 57555 
+৫২ হর গোত্র ও অঞ্চলে যে সব মুসলমান বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে আছে, তারা ইয়াস্রাব-এ একত্রিত হয়ে 
1 সেখানকার মুসলমানদের সাথে মিলিত হয়ে এক সুসংগঠিত সমাজ রচনা করবে । ইয়াস্রাব আসলে 
রত নিজেকে "মদীনাতুল ইসলাম' হিসেবেই পেশ করছিল এবং নবী করীম (সঃ) এই আমন্ত্রণ গ্রহণ 
3 করে আরবে সর্ব প্রথম দারুল ইসলাম' কায়েম করলেন। 

355: এ ভাৰে আমন্ত্রণ জানাবার অর্থ যা কিছু ছিল মদীনাবাসীগণ সে সম্পর্কে কিছুমাত্র গাফিল ছিলনা । এর 
++: সুস্পষ্ট অর্থ এই ছিল যে, একটি ক্ষুদ্র বস্তি নিজেকে সমগ্র দেশের তরবারী ও অর্থনৈতিক এবং 


তি 
ড 
3) 


$-১৭৮%৮ ভামাদ্দুনিক বয়কটের সামনে পেশ করছিল । এই কারণে 'আকাবা বায়আ"ত-এর সময় রাতের সেই 
৫৫৫ 
(৫ অনুষ্ঠানে ইসলামের সেই প্রাথমিক সাহায্যকারী আনসাররা এই অর্থ ও পরিণতিকে ভালভাবে বুঝে 
8 শুনেই নবী করীম (সঃ) হাতে হাত দিয়েছিলেন। 'বায়আত' অনুষ্ঠিত হওয়ার ঠিক মুহুর্তে ইয়াস্রাবী 
৫ লোকদের মধ্য হতে সাআদ ইবনে জুরারাহ্‌ নামক এক যুবক- যার বয়স প্রতিনিধিদলের মধ্যে 


OO nO nO ne 
৫ 


সূরা “আল-আন্ফাল-৮ 
৭৬ পারা-৯ ১8 


রা নৰ রা, আমরা তো (রসূলের) নিকট এই কথা মনে করে এসেছি যে, ইনি 8 
র রসূল । আর আজ তাকে এখান হতে বের করে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে সমগ্র আরবদের (৫ 
সাথে শত্রুতার বীজ বোনা । এর ফলে তোমাদের ভালো লোকেরা নিহত হবে, তোমাদের উপর $$ 
তরবারি বর্ষিত হবে । কাজেই তোমরা যদি এই আঘাত সহ্য করার মত শক্তি নিজেদের মধ্যে £2534 
দেখতে পাও, তাহলে তার হাত ধর, তার পুরষ্কার আল্লাহর নিকট হতেই পাবে। আর যদি তোমাদের ee, 
্ ৫১৮৫১ 9] 

নিজেদের জীবন-প্রাণই তোমাদের নিকট অধিক প্রিয় হয়ে থাকে তাহলে হাত ছেড়ে দাও । আর হর 
১ স্পষ্ট ভাষায় নিজেদের অক্ষমতা প্রকাশ কর, কেননা অক্ষমতা প্রকাশ করলে bE ৫৫ 
ডি কর, এখন ত রলে তা ডা 
ধক গ্রহণযোগ্য হতে পারে ।” প্রতিনিধিদলের অপর এক ব্যক্তি আব্বাস ইবনে উবাদাহ্‌ ইবৃনে তর 
: ফুজলাও বলেন। তার কথা ছিলঃ | ০০ 
| কউ 

- “তোমরা জান, এই ব্যক্তির হাতে তোমরা কিসের “বায়আত' করছ? (আওয়ায উঠলঃ হ্যা, আমরা বৃ 
টপ 5 
মনে কর যে, যখন তোমাদের ধন-মাল ধ্বংস ও তোমাদের নেতৃস্থানীয় লোকদের নিহত হওয়ার 8288, 
বিপদ ঘনিভূত হবে তখন তোমরা তাকে শক্রদের হাতে ছেড়ে দেবে, তাহলে আজই ছেড়ে দেওয়া 780 
ভাল। কেননা আল্লাহর শপথ, দুনিয়া-আখেরাত সব জায়গায়ই লাঞ্ছনার কারণ হবে। আর যদি স $৫ 
তোমাদের ইচ্ছা এই হয়ে থাকে যে, এই লোকটিকে তোমরা যে আহবান দিতেছ এর জন্য তোমরা 


৮4 


ৃ নিজেদের ধন-মালের ধ্বংস ও নেতৃ রী 
০৫৫০ তত র ধ্বংস ও নেতৃবৃন্দের ধ্বংস সত্তেও তা রক্ষা করবে তবে নিঃসন্দেহে তোমরা হর 
তার হাত ধারণ কর । আল্লাহর শপথ, এটা ইহকাল পরকাল সর্বক্ষেত্রের জন্য একান্তই 2222 
বি লন ৫৫ 
7৭ এসব কথা শুনে প্রতিনিধি দলের সকলেই “ত KEEL 
6 - একমত হয়ে বললঃ -“তাকে গ্রহণ করে আমরা আমাদের 32290 
OD বিপদ ও নেতৃস্থানীয়দের হত্যার ঝুঁকি নিতে প্রস্তুত ।" 117 
1 - - ৫8৫৬ 
হা রাত অনুষ্ঠিত হয়। ইতিহাসে এটাই 'আকাবার দ্বিতীয় বায়আত' নামে খ্যাত। 2 
৮৫৫ অপরদিকে মন্বীবাসীদের জন্যে এই ব্যাপারটির আকস্থিকতা যে কি অর্থ বহন করে তা কারো ৫৫ 
৫ অজানা ১ 
রত ছিল না। কেননা এই ঘটনার ফলে হযরত মুহাম্মদ (সঃ) একটি আশ্রয়-স্থান লাভ করতে 880: 
তত ছিলেন- যার অন্যান্য সাধারণ ব্যক্তিত্ব এবং অপরিমিত কর্মশক্তি ও যোগ্যতা সম্পর্কে কুরাইশরা $4443 
$৫৫ ইতিপূর্বেই খুব ভালভাবে ওয়াকিফহাল হয়েছিল । আর তার নেতৃত্বে ইসলাম মান্যকারীরা এক রত 
সংগঠিত i সু ৫৯৫৬ 
1 [ঠিত জনশক্তি হিসেবে দানা বাধবার সুযোগ লাভ করছিল- যাদের দৃঢ়-সংকল্প, সাহস-হিম্মৎ ও রর 
হর আস্তোৎসর্গ ভাবধারাকে কুরাইশরা ইতিমধ্যেই পরীক্ষা করে দেখেছিল। প্রকৃতপক্ষে এই ঘটনা উড: 
SEEK ছিল আরবের প্রাচীন ৫২৬ 
তত টা সমাজ-ব্যবস্থার পক্ষে কঠিন মৃত্যুর ঘন্টা । এছাড়া মদীনার মত জায়গায় ৈ রি 
0 [9 14 Y 
£2: bl রর বদের এই মিলিত শক্তির একত্র সমাবেশ হওয়া কুরাইশদের পক্ষে ছিল অধিকতর বিপদের ১ 
মু চারণ । কেননা ইয়েমন হতে যে বাণিজ্য পথ লোহিত সাগরের বেলাভূমি হয়ে সিরিয়ার দিকে চলে 222 
৬ 
55788 AS LSA Pal as 2 
রি একান্তভাবে রঃ নির্ভর করে। মুসলমানদের মদীনায় হিজরতের ফলে এই পথ সম্পূর্ণরূপে মুসলমানদের 2 
হত প্রভাবাধীন হয়ে পড়ে । মুসলমানগণ এই রাজপথ দখল করে জাহেলী সমাজ-ব্যবস্থাকে কঠিন ও ররর, 
ঃ তর দৃরুহ করে তুলিতে পারে । কেবল এই সড়কের উপর দিয়ে একমাত্র মক্কাবাসীদেরই যে ব্যবসা 2222 
? বর চলতো, তার বাৎসরিক পরিমাণ আড়াই হাজার আশরাফী পর্যন্ত পৌছিত। তায়েফ $$$ 
MO ; - C | তায়েফ ও অনান্য স্থানের 22. 


> 
ক 
১৫১ 
৫ 
ক 
oe 


222%" ব্যবসা এর বাহিরে । কুরাইশগন এই পরিণতির কথা খুব ভালভাবেই বুঝত। যে রাতে “আকাবার' 


0.00 , 
নি ৬ 
£88 ৬ অনুষ্টিত হয়, সে রাতেই তার ইশারা মন্কা-বাসীদের কানে গিয়ে পৌছেছিল এবং ৫ 
রর টু ১৫ 
££ তাদের মধ্যে হাহাকার পড়ে যায়। প্রথমে তারা মদীনাবাসীদের নবী করীম (সঃ) হতে 1 
2 6৬৫৫ 
৪৪৬৫ 


হর সূরা 'আল-আন্ফাল-৮ 
৫৫ ভারি ৭৭ 
9৫ ভাগিয়ে তির 
SE শত বু 
2 রলো এবং কুরাইশগণ নিশ্চিত বুঝল করে মদীনার দিকে হিজরত ক 
2948: চলে যাবেন, তখন এই আসন্ন বি যে, অতঃপর হযরত মুহাম্মদ (সঃ : LLL 
৫9 ত পদকে ঠেকাবার জন্যে (সঃ)ও সেখানে ++ 
৫৫ প্রস্তুত হল। হিজরতের কয়েকদিন পূর্বেই সর্বশেষ ও চূড়ান্ত উপায় অবলম্বন ৬৬৯ 
পে পৰ্যন্ত ঠিক হল থে, বনী RT TET 2 
তে তি ৯ 
82 বাকিতে আতিক হাশিমকে বাদ দিয়ে কুরাইশের অপরাপর -বিতর্কের পর $$ 
র এক বাহিনী bs পরিবার থেকে ৫৯৫১৫ 
$$$ চিরতরে খতম করে চি গঠন করতে হবে এবং সকলে গ্রিলে এক এক ৫2 
রি $$$ সাথে লড়াই করা কঠিন হবে । যাতে বনী হাশিমের পক্ষে কুরাইশের চা $$$ 
রা ৫ 
2 বাধ্য হয়৷ কিন্তু আল্লাহর প্রতিশোধ গ্রহণে উদ্যত না হয়ে ৫ 
< £%%; সকল S অনুগ্রহ, নবী করীমের আল্লাহ-বিশ্বাস ঠা য় রক্ত বিনিময় গ্রহণে $$$ 
(2 সকল বড়ই ব্যৰ্থ হয়ে গেল। নবী করীম ও নিখুত ব্যবস্থাপনার রি: 
2 $৫ এভাবে রীম (সঃ) নিরাপদে মদীনায় উপনীত ba $4 
SLL কুরাইশরা যখন মুসলমানছে E হলেন । ৭ 
এ ) $$$ আব্দুল্লাহ ইবনে উৰাইকে তে বাধা দিতে পারল না. তখন $৫ 
$83 পরত হয়েছিল এবং নবী ব যাকে হিজরতের পূর্বে মদীনাবাসীরা নিভে তারা মদীনার সরদার 43% 
84 য়ছিল এবং রী র ++ 
সিএ রা 
5? উবাইকে চিঠি লিখলঃ " য়ায় যার আশা-আকাংবা নিঃশেষ হয়ে গিয়েছি য়র অধিকাংশ $$$ 
কর ৪৬, £ “তোমরা আমাদের লোকদের য় গিয়েছিল সেই আব্দুল্লাহ ইবনে 29 
(6 শপথ করে বলছি- হয় তোমরা নিজেরা নিজেদের শহরে আশ্রয় দিয়েছ, আমরা 8: 
তত আমরা সকলে ৰ তার সাথে লড়াই কর, কি Et আল্লাহর . ক, 
Ee ৫4৬ তোমাদের উপর কিংবা তাকে বহিষ্কার কর । অন্যথায় উ 
(44 তোমাদের মেয়ে লোকদের সাক্রমণ করব এবং তোমাদের পুরুষদের 822 
1444 উঠছিল ও দাসী, করব । আব্দুল্লাহ ইবনে উবাই র হত্যা করব, আর $$$ 
(৫ | কিন্তু ইতিমধ্যে নবী করীম এই চিঠি পেয়ে দুষ্কৃতিতে 9-90 
$$$ নিলেন। পরে মদীনার রীম (সঃ) যথাসময়ে এই দুষ্কৃতির প্রতিরো মেতে ++ 
EI র সরদার সায়াদ ইবনে সুয়াব যখন ধ ব্যবস্থা সম্পন্ন করে $$$ 
9.9.0.0: হারাম শরীফের দ্বারদেশে য়াব যখন ওমরা করার জন্যে মক্কা 4৮ 
৫ আশ্রয় আবুজেহেল তাকে ধরে বললঃ - ক গমন করে তখন (৫4 
৬৬ য় দাও, আর তাদের সাহায্য-সমর্থন তোমরা আমাদের ধর্মত্যাগী লোকদের $$ 


1174 নিশ্চিন্তে তওয়াফ করতে দেব 
| - ভেবেছ কি? তুমি যদি উমাইয়া 

ইবনে খালফের অতিথি না 

না হতে 


৬৪৪ 
2 তুমি এখান হতে প্রাণ নিয়ে যেতে রর 
যদি আমাকে পারতে না।” তখন সায়াদ জবাব দিলেন 
Looe : তওয়াফ করতে £ “আল্লাহর কসম 
ক বা বাধা দাও তাহলে আমি তোমাদের ’ তুমি & 
৫১১ ধাদান করব- অর্থাৎ মদীনার উপর এর থেকেও কঠিন ব্যাপারে ৫4$ y 
b দয়ে তোমাদের যাতায়াতের পথে ’ ঃ bt রঃ 
(৫ কৃ দে এটা সন্ধাবাসীদের পক্ষ হতে | 4৫ 
588 আল্লাহর ঘরের জিয়ারাত করা বন্ধ । আর ও কথার স্পষ্ট ঘোষণা ছিল যে, মুসলমানদের জন্য $$$ 
$$$ বিরোধীদের জনয সিরিয়ার বানিজ্য পথ বি" জবাবে মদীনাবাসীদের উক্তি এই ছিল যে, ইসলাম $22 
[$$$ প্ৰকৃতপক্ষে এই পদপূর্ণ। | $$ 
৮1 কোন উপায়ই য পথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব তত 
৫৫৯৬৬ * না। কেননা রর তি সুদৃঢ় করা ভিন্ন ৫৮৫ 
++ যাদের এর ফলেই কুরাইশ ও মুসলমানদের আর 4৫ 
14? স্বার্থ নিবিড়ভাবে জড়িত ছিল ইসলাম ও অন্যান্য গোত্রকে এই বাণিজ্য পথের সাথে হু 
৫ সম্পর্কে পূর্ণ ও মুসলমানদের (৫৫ 
করত পূর্ণ বিবেচনা করতে সাথে শক্রতা ও প্রতিবন্ধকতার উট, 
৮৫ বাধ্য করার পক্ষে এটাই নীতি 29% 
(৫ করীম সেঃ) মদীনায় উপনীত ছিল একমাত্র কার্যকরী রহ 
১৬৬ হয়েই নবোখিত ইসলামী পন্থা। এ কারণে নবী 4 
৫5 আশে-পাশে ইয়াহুদী জনবসতির সমাজের প্রাথমিক নিয়ম-শৃড্খলা ৫৫ 
822 পারটির ্ সহিত সন্ধি পনের bl ও মদীনার 9.0.9: 
$$$ ব্যাপারটির প্রতি দৃষ্টি দিলেন । এবং এ মাদার ভিন ফুট পর সর্বপ্রথম এই বাণিজ্য পথের টক 
On nS mo ) 
$9৩9: একটি এই যে, মদীনা ও লোহিত সাগরের গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনাও গ্রহণ করলেন। 
১৬৩, বেলাডুমির মাঝখানে এই বাণিজ্য পথের ৰ 


শব্দার্থে কুর-৩/১১- 


2 সূরা 'আল-আনৃফাল-৮ ৭৮ পারা-৯ 


%%%% সব গোত্র ও কবীলা অবস্থিত ছিল, তাদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিলেন। তাদের সঙ্গে মিত্রতার 
কৃ বন্ধন - অন্ততঃ নিরপেক্ষতার চুক্তি করে নেয়াই ছিল এই কথাবার্তা চালাবার লক্ষ্য । এই কথাবার্তায় 
22 নবী করীম (সঃ) বিশেষ সাফল্য লাভ কয়েন । সর্বপ্রথম,জুহানিয়া কবীলার সঙ্গে নিরপেক্ষতার চুক্তি 

$ কঃ সম্পর্ক স্থাপিত হল । এটা বেলাভূমির নিকটস্থ পাহাড়ী অঞ্চলের এক বিশেষ গুরুত্বপূর্ণ গোত্র ছিল । 
$$$ হিজরী প্রথম বছরের শেষ ভাগে ইয়ানবু ও যুল-উশাইরা সন্নিহিত অঞ্চলের বনী যুমরা গোত্রের সহিত 
1 প্রতিরক্ষা সহযোগিতার (Defensive Alliance) চুক্তি হয় । আর দ্বিতীয় হিজরীর মাঝামাঝি 


$$$ ছিল। এতদ্যতীত দূর্বার ইসলাম প্রচারের ফলে এই সব কবীলার বহু সংখ্যাক লোক ইসলামের 
2 সম সমর্থন ও অনুসারী হয়ে উঠেছিল। 


তং পয দ্বিতীয় ব্যবস্থা তিনি এই গ্রহণ করলেন যে, কুরাইশদের ব্যবসায়ী কাফেলাকে ভীত, সন্ত্রস্ত করে 
৫9% তুলবার জন্যে এই বাণিজ্য পথে ক্রমাগত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী প্রেরণ করতে লাগলেন। কোন কোন 
(2 ঝটিকা বাহিনীতে তিনি নিজেও শরীক থাকতেন । যুদ্ধ-ইতিহাস সংক্রান্ত গ্রস্থাদিতে হামজা বাহিনী, 
: $$ উবাইদা ইবনে হারিস বাহিনী, সায়াদ ইব্নে অক্কাস বাহিনী এবং আবওয়া যুদ্ধ বাহিনী নামে চারটি 
হু যুদ্ধবাহিনী হিজরীর প্রথম বছরেই প্রেরিত হয় । আর দ্বিতীয় বছরের প্রাথমিক মাসগুলিতে দুটি 
22 অতিরিক্ত সাড়াশি বাহিনী এই দিকেই প্রেরণ করেন। যুদ্ধ-ইতিহাস লেখক এটাকে বুয়াক যুদ্ধ ও যুল- 
৫৫৫ উশাইরা যুদ্ধ নামে উল্লেখ করেন। এ সমস্ত অভিযানের দুটি বৈশিষ্ট্য ও বিশেষত্ব অনুধাবনীয় । একটি 
১৪৫ এই যে, এসব অভিযানের কোন প্রকার রক্তপাত বা লুঠতরাজ হয়নি । এ থেকে প্রমাণ হয় যে, এসব 
£%%% অভিযানের মূলে কুরাইশদেরকে. "বাতাসের গতি' বুনিয়ে দেয়াই ছিল উদ্দেশ্য । দ্বিতীয়তঃ এই যে, 
$$ এসব অভিযানে নবী করীম (সঃ) মদীনার কোন ব্যক্তিকে শরীক করেননি । বরং মক্কার মুহাজিরদের 
$৫৫ সমন্বয়েই এসব অভিযাত্রী বাহিনী রচনা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল এই ছন্দ ও ঝগড়া-বিবাদকে 
(১ কেবলমাত্র কুরাইশ পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা। অন্যান্য গোত্রের লোক এতে জড়িত হয়ে 
$4৫৫ পড়লে যুদ্ধের আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ত; অথচ এটা রোধ করা আবশ্যক । ওদিকে 
$$ মন্কাবাসীগণও মদীনার দিকে সীড়াশী বাহিনী পাঠাতে থাকে। এদেরই একটি বাহিনী কুরজ্‌ ইবনে 
"$$$ জাবির আল-ফহরীর নেতৃত্বে মদীনার নিকটবর্তী স্থানে হামলা চালায় এবং মদীনাবাসীদের গৃহপালিত 
(৫৫ পশু নিয়ে যায়৷ কুরাইশরা কিন্তু অন্যান্য গোত্র-কবীলাকেও এই দ্বন্দ সংগ্রামে জড়াতে পূৰ্ণোদ্যমে 
$4 চেষ্টা করেছিল। উপরডু তারা কেবল ভীতি-্রদর্শনমূলক তৎপরতা পর্যন্তই ব্যাপারটিকে সীমাবদ্ধ 
ৃ $$$ রাখেনি, তারা লৃঠ-তরাজ করতেও দ্বিধাবোধ করেনি । 

৬৩ অবস্থা যখন এইরূপ পর্যায়ে পৌছায় তখন ২য় হিজরীর শাবান (৬২৩ খৃঃ- ফ্রেব্রুয়ারী কিংবা মার্চ) 
হর মাসে কুরাইশদের একটি বহু বড় বাণিজ্য কাফেলা সিরিয়া হতে মক্কা প্রত্যাবর্তনের সময় মদীনার 
৭ প্রভাবিত এলাকায় এসে পড়ে । এই কাফেলার সঙ্গে ছিল পঞ্চাশ হাজার আশ্রাফির পণ্যদ্রব্য। এর 
(৫৫ সঙ্গে ব্রিশ-চল্লিশ জনের বেশী রক্ষী ছিল না। পণ্যদ্রব্য বেশী ছিল, রক্ষী ছিল কম, আর পূর্বের অবস্থা 
৫৫৫% দৃষ্টে মুসলমানদের কোন শক্তিশালী বাহিনী হামলা করতে পারে এই ভয়ও তীব্রভাবে বর্তমান ছিল। 
$৫৫৫ এই কারণে কাফেলা সরদার আবুসুফিয়ান এই বিপদসংকুল এলাকায় পৌছেই এক ব্যক্তিকে মক্কায় 
$$ পাঠিয়ে দিল প্রয়োজনীয় সাহায্য পাঠাবার জন্যে । এই ব্যক্তি মক্কায় পৌছেই প্রাচীন নিয়ম অনুসারে 
$$$ নিজের উটের কান কাটল , নাক ছিড়ে দিল, বসবার আসন উল্টে রাখল এবং গায়ের জামা পিছন ও 
%% সামনের দিক হতে ছিন্ন করে চীৎকার করতে শুরু করল ও বলতে লাগলঃ 
$৫৫৫ -“হে কুরাইশের লোকেরা, তোমাদের বাণিজ্য কাফেলার সংবাদ জানো?--- তোমাদের যে সব ধন- 
$$ সম্পদ আবু সুফিয়ানের সংগে আছে মুহাম্মদ তার সংগীদের নিয়ে তার জন্য উঠেপড়ে লেগেছে। 


2 সময়ে বনী-মুদলাজ গোত্রও এই চুক্তিতে শামিল হয় । কেননা তারা বনী যুমরার প্রতিবেশী ও মিত্র : 


৫ 


১৩, 
১, 


=> 
0 
LLL 


২০, 


ভক৬৬৬৬ 
ক৬৬৮৬৬৮৫ 


CNS 
৮৭ 


0) 


তোমরা তা ফেরৎ পাবে বলে আমি মনে করি না। কাজেই খুব তাড়াতাড়ি সাহায্য পাঠাও ৷” ৰ 
এ খবর শুনে সমস্ত মক্কায় ত্রাসের সৃষ্টি হল। কুরাইশের সমস্ত বড় বড় সরদাররা যুদ্ধের জন্য প্রস্তুত | 
হয়ে গেল । প্রায় এক হাজার যোদ্ধা-বাহিনী পূর্ণ শান-শওকাত সহকারে লড়াই করার উদ্দেশ্যে রওনা ( 
হয় । তাদের মধ্যে ছয়শ' ছিল লৌহ-বর্মধারী, আর একশ' জন ছিল অশ্বারোহী বল্লম বাহিনী । তারা ( 
কেবল নিজেদের বাণিজ্য কাফেলা রক্ষার উদ্দেশ্যেই রওনা হয়নি; বরং নিত্যকার এই বিপদের মূল { 
কারণকে চিরদিনের তরে শেষ করে দেয়া, মদীনার এই নবোখিত শক্তির মস্তক চূর্ণ করে দেয়া এবং $$$ 
এতদাঞ্চলের কবীলাসমূহকে ভীত-সন্তরস্ত করে দিয়ে এই বাণিজ্য পথকে ভবিষ্যতের জন্য সম্পূর্ণ : 
বিপদ মুক্ত করে দেয়াও তাদের লক্ষ্য । 


নবী করীম (সঃ) অবস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন, সব বিষয়ে তিনি পূর্থ ওয়াকিফহাল ! 
ছিলেন । তিনি মনে করলেন চুড়ান্ত ফায়সালার সময় সমূ-উপস্থিতি । এটা এমন একটা সময় যে, এই | 
মুহুর্তে কোন বীরত্বসূচক পদক্ষেপ প্রহণ না করলে ইসলামী আন্দোলন চিরদিনের তরে প্রাণহীন নির্জীব ( 
হয়ে পড়বে । এমনকি এ আন্দোলনের পক্ষে মাথা তোলার আর কোন সুযোগই হয়ত অবশিষ্ট থাকবে ( 
না। হিজরত করে এসে দু'বছরও পূর্ণ হয়নি,মুহাজিরগণ নিতান্ত সহায়-সম্বলহীন অবস্থায় পড়ে আছে, ( 
ওদিকে আনসারদের এখনো পরীক্ষা করা হয়নি. মদীনার ইয়াছদী গোত্র সমূহ পূর্ব হতেই বিরুদ্ধতার | 
মনোভাব সম্পন্ন, মদীনার মূল কেন্দ্রে মুনাফিক ও মুশরিকদের একটা শক্তিশালী অংশ বর্তমান, আশে- 
পাশের সব গোত্রই কুরাইশদের ভয়ে ভীত-স্ত্স্ত আর ধর্মের দিক দিয়ে তাদের প্রতিই সহানুভূতিশীল 
এরূপ অবস্থায় কুরাইশ যদি মদীনার উপর আক্রমণ চালায় তাহলে অসম্ভব নয় যে, মুসলমান চিরতরে ( 
শেষ হয়ে যাবে । আর যদি তারা আক্রমণ না করে, বরং নিজেদের শক্তির বলে কেবল বাণিজ্য ৫ 
কাফেলাকেই বাচিয়ে নিয়ে যায়, আর মুসলমানরাদ্দমে বসে থাকে, তা হলেও মুসলমানদের সুখ্যাতি ( 

ও প্রভাব নিঃশেষ হয়ে যাবে, আরবের প্রতিটি মানুষ মুসলমানদের বিরুদ্ধে সাহসী হয়ে পড়বে; আর (৫ 
তার পর তাদের জন্যে আর কোন আশ্রয়স্থল থাকবে না । আশে-পাশের সব গোত্রই কুরাইশদের { 
ইশারায় কাজ করতে শুরু করবে। মদীনার ইয়াহুদী ও মুশরিক লোকেরা প্রকাশ্য বিরোধিতা করতে $$$ 
থাকবে । তখন এখানে জীবন-ধারণ করাও কঠিন হয়ে পড়বে । মুসলমাদের কেউ সমীহ করবেনা ( 
বলে তাদের জান-মাল ও ইজ্জত-আবরুর ওপর হামলা করতেও কেউ ভয় পাবেনা । এই সব চিন্তা 1৫ 


SFIS 
22 
2224 


১ 


LAL LL 
SLL EL 
$0.09 
০) 


০, 


ক, 
২ 
৬৬ 


২০, 


১, 


$8: 
০০ 
ডক 


৫, 
0 
Cd 


ডি 
(> 

& 
td 
( 


৫ 
৩, 
be 

৫ 


© 
২৩, 
রে? 


৩, 


0) 

bX 
CS 
0S 


চ 
৮ 
0 
6 
0 


© 
৫ 


() 
রি 
) 


$$ 
2 
bd 


৯ 
0 


০, 
৫:৫৫ 
0 nO mC) mC 


0 


রে 

১৬, 
ee 
6 


0 
€ 
১০ 


৮, 


্ 


৪ 
৫ 


৫ 
৩, 

9 

৫ 
টু 


৯ 


৩ 


৫১৫ 


OQ 
০, 
৫ 


৫ করে নবী করীম (সঃ) সংকল্প করলেন, যতখানি শক্তি লাভ করা এখন সম্ভব তার সব কিছু নিয়ে | 

> এখন বের হতে হবে এবং বাচবার যোগ্যতা কার আছে ও কার নেই, তা ময়দানেই ফয়সালা করতে ৫৫৫% 
৩. হবে। p 8৫৫. 
be ০৫, 4 ১9৮৫ 
ঃ এই সিদ্ধান্তকারী পদক্ষেপ গ্রহণের ইচ্ছায় তিনি আনসার ও মুহাজিরদের সভা আহবান করলেন এবং $$$ 


১০ 


&% 
bt 
0 
৬ 


তাদের সামনে সমস্ত অবস্থা বিস্তারিত ভাবে পেশ করলেন। বললেন, একদিকে উত্তরে বাণিজ্য ( 
কাফেলা আছে ও অপরদিকে দক্ষিণ থেকে কুরাইশের সৈন্যবাহিনী আসছে। আল্লাহতা'আলার ওয়াদা ( 
রয়েছে, এদের মধ্যে কোন একটি তোমরা লাভ করবে । তোমরাই বল, তোমরা কোনটির সহিত | 
মুকাবিলা করার জন্যে যেতে চাও? জবাবে বিপুল সংখ্যক লোক কাফেলার উপর হামলা করার ইচ্ছা ! 
প্রকাশ করল ৷ কিন্তু নবী করীম (সঃ) অন্য কিছু চিন্তা করছিলেন। এ কারণে তিনি প্রশ্নটি আবার { 
পেশ করলেন । তখন মুহাজিরদের মধ্য হতে মিকদাদ ইবনে আমর উঠে বললেন। ৃ 
-* হে আল্লাহর রসূল! আপনার রব যেদিকে যেতে আপনাকে আদেশ করেছেন, সেই দিকেই আপনি ( 
আমাদের নিয়ে যান। আমরা আপনার সংগেই রয়েছি যেদিকেই আপনি যাবেন । আমরা বনী ( 
ইসরাঈলের মতো বলব না- যেমন তারা মূসাকে বলেছিলঃ “ তুমি আর তোমার রব যাও, লড়াই কর, $ 
আমরা তো এখানে বসে গেলাম । আমরা আপনার সাথে প্রাণ দিয়ে লড়ব, যতক্ষণ পর্যন্ত আমাদের | 
একটা চোখও দেখতে পাবে ।” € 


৬৬. 


চক 
0 
১৫৫ 


৫১ 


৫৯. CI ০৫ 
$$$ সূরা 'আল-আন্ফাল-৮ ৮০ পারা- ৯ ৫4 
রহ ু 
৫: { কিন্তু লড়াই সম্পর্কে কোন ফয়সালা আনসারদের মতামত না জেনে করা যায় না। কেননা এতদিন ১৫ 
$$ { পৰ্যন্ত সামরিক ক্ষেত্রে তাদের কোন সাহায্য লওয়া হয়নি । ইসলামের সমর্থন করার যে ওয়াদা তারা $$$ 
$$ : প্রথম দিন করেছিল, তা তারা কতদূর পালন করতে প্রস্তুত, তার পরীক্ষার এটাই প্রথম সুযোগ । এ $$$ 
$ £ কারণে সরাসরি তাদের সন্বোধন না করে রসূল করীম (সঃ) প্রশ্রটি আবার পেশ করলেন । তখন $$ নু 
$$ { সায়াদ ইবনে মুয়ায উঠলেন এবং বললেনঃ “সম্ভবতঃ রসূল (সঃ) আমাদের নিকটই প্রশ্নটি পেশ 2022 
{৫৫-4 করেছেন?" তিনি বললেনঃ "হ্যাঁ" তখন সায়াদ বললেনঃ 2৫ 
৫ J রর NO nO nO nO nS 
৫৫4 - “ আমরা আপনার প্রতি ঈমান এনেছি, আপনাকে সত্য বলে মেনে নিয়েছি, , আপনি যা নিয়ে $$ 
+4৩১৫ এসেছেন, তা চিরন্তন সত্য । আপনার কথা শোনা ও মেনে নিতে আমরা প্রতিশ্রুতি দিয়েছি আপনার $১৫৫৫ 
$০০৮ নিকট পনি O00 
৫৭ । অতএব হে আল্লাহর রসূল, আপনি যা কিছু ইচ্ছা করেছেন তা করুন। যে আল্লাহ আপনাকে ৫ 
$$$ মহাসত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ, আপনি যদি আমাদের নিয়ে সামনে সমুদ্রের নিকট পৌছান ৭ 
32 এবং আপনি তাতে ঝাপিয়ে পড়েন, তা হলে আমরাও আপনার সঙ্গে ঝাপিয়ে পড়ব এবং আমাদের হর 
€$ একজনও পিছনে পড়ে থাকবে না । আপনি যদি কাল আমাদের নিয়ে দুশমনের মুকাবিলায় যান, তবে ৫ 
$৫৫4৫ তা আমাদের জন্যে মোটেই দুঃসহ হবেনা । যুদ্ধে আমরা দৃঢ় ও অটল থাকব। প্রত্যক্ষ সংগ্রামে 1৫4 
2৫. ৫ 
€% আমরা সত্যনিষ্ঠা সহকারে প্রাণ উৎসর্গ করব। অসম্ভব নয় যে, আল্লাহ্‌ আমাদের দিয়ে আপনার এমন বস 
১৫ কিছু দেখিয়ে দেবেন, যা দেখতে পেয়ে আপনার চক্ষু খুশীতে শীতল হবে। কাজেই আল্লাহর ৭৫ 
4 বরকতের উপর নির্ভর করে আমাদের নিয়ে রওনা হন।” ইউ 
৪৮৪ 
১১১ 


১৫৫ 
১৫ এই সব ভাষণের পর ঠিক হল যে, বাণিজ্য কাফেলার পরিবর্তে শত্রু সৈন্যবাহিনীরই মুকাবিলা করতে $$$ 
৮ হবে । কিন্তু এটা কোন সাধারণ সিদ্ধান্ত ছিলনা ৷ এই কঠিন মুহুর্তে যারা লড়াই করতে প্রস্তুত হচ্ছিল ++ 


> 
টি 
৫ 
৫ 


$%$ তাদের সংখ্যা ছিল তিন শতের কিছু বেশী (৮৬ জন মুহাজির, আওস গোত্রের ৬১ জন এবং খাজরাজ $%%%২ 
৬৬৬ (১8৪৬: 
৭ গোত্রের ১৭০ জন) । এদের মধ্যে মাত্র দু-তিন জনের নিকট যুদ্ধের ঘোড়া ছিল । আর অবশিষ্ট $৫ 
> 


; লোকদের জন্যে ৭০টির বেশী উট ছিল না । ফলে এক একটি উটে তিন-তিন জন চার-চারজন অদল $$ 

? বদল করে সওয়ার হচ্ছিল । যুদ্ধের সরঞ্জামও ছিল একেবারে অকিঞ্চিত। শুধু ৬০ জনের নিকট লৌহ ৩ 
৫ বর্ম ছিল। এই কারণে কয়েকজন প্রাণ উৎসর্গকারী মুজাহিদ ব্যতীত এই মারাত্মক অভিযানে 3 
1 গমনকারীর অধিকাংশ লোক সন্ত্রস্ত বোধ করছিল। তাদের মনে হল, তারা জেনে-বুঝে মুত্যুর মুখে $ 


টি 
৪৬ 


$$ ঝাপ দিচ্ছে। কিছু সংখ্যাক সুবিধাবাদী লোক যদিও ঈমান এনেছিল কিন্তু জান-মালের ক্ষতি হতে 228 
$$$%{ পারে এমন ঈমানে তারা বিশ্বাসী ছিল না। তাদের কেউ কেউ এই অভিযানকে 'পাগলামী' আখ্যা $$$ 
2 ? দিতেও ক্ৰটি করেনি । তাদের ধারণা ছিল যে, ধর্মীয় মানসিকতা এদের পাগল করে দিয়েছে। কিন্তু 222 
5 1 নবী এবং সত্যিকার ঈমানদার মুসলমান মনে করতেন, প্রাণ উৎসর্গ করার এটাই উপযুক্ত সময় । এ ২288 
$$ $$ জন্যে আল্লাহর উপর ভরসা করে তারা বেরিয়ে পড়ল। তারা সোজা দক্ষিণ-পশ্চিম দিকে কুরাইশ $$$ 
$$$%{ সৈন্যদের আগমনের পথে অগ্রসর হতে লাগলেন। অথচ প্রথমেই বাণিজ্য কাফেলা লুট করার $$$$9 
8908 উদ্দেশ্য থাকলে তাদের উত্তর-পশ্চিমে দিকেই অথসর হওয়া উচিৎ ছিল। 8888 
ক? ১৭ই রমজান বদর নামক স্থানে উভয় পক্ষের মুকাবিলা হয়। যখন উভয় পক্ষ মুখোমুখী দাড়াল এবং $$$ 
$$$ নবী করীম (সঃ) লক্ষ্য করলেন যে, তিনজন কাফেরের মুকাবিলায় একজন মুসলমান তাও পুরামাত্রায় $$$ 
$9 অন্ত্ৰ সজ্জিত নহে, তখন তিনি আল্লাহর সামনে হাত তুললেন এবং একান্তিক বিনয় ও ভারাক্রান্ত হৃদয়ে $$ 
$38 আরজ করতে শুরু করলেঃ - “হে আল্লাহ, এ দিকে কুরাইশরা নিজেদের অহংকারের যাবতীয় $$$ 
2 উপকরণ নিয়ে উপস্থিত। এরা তোমার রসূলকে মিথ্যা প্রমাণ করার জন্যে এসেছে। হে আল্লাহ! হত 


১, 

টি, 

১ 

৫০ 
Xe 

ক 
রং 
১ 


৫ 
এস 
৩ 


৩ 


৮৬ 
ঞং 
টি 


০, 


১৫ 
৫ 
be 


বং 


এখনই আসুক তোমার সেই মদদ, যার ওয়াদা তুমি আমার নিকট করেছিলে । হে আল্লাহ, আজ যদি 
এই মুষ্টিমেয় লোক ধ্বংস হয়ে যায়, তা হলে ভু-পৃষ্ঠে তোমার ইবাদতের আর কেউ থাকবে না। 
এই প্রত্যক্ষ সংগ্রামে সর্বাপেক্ষা কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে মন্ধার মুহাজিরগণ । কেননা { 
তাদেরই আপন ভাই বন্ধুরা কাতারবন্দী হয়ে দাড়িয়েছিল এবং নিজ হাতেই নিজের প্রাণের টুকরাকে ; 
টুকরা টুকরা করতে হবে । এই মর্মান্তিক পরীক্ষায় কেবল তারাই উত্তীর্ণ হতে পারে, যারা বুঝে শুনে ! 
অন্তরের অন্তস্থল হতেই মহান সত্যের সাথে সম্পর্ক স্থাপন করেছিল এবং যারা বাতিল এর সাথে : 
সমস্ত সম্পর্ক চিরতরে ছিন্ন করতে প্রস্তুত হয়েছিল । অপরদিকে আনসারদের পরীক্ষার ও কম কঠিন ২৫৫% 
ছিলনা । এতদিন পর্যন্ত আরবের সর্বাপেক্ষা অধিক শক্তিশালী গোত্র কুরাইশ ও তার গোত্রসমূহের ! 
বিরুদ্ধে মুসলমানদেরকে নিজেদের জায়গায় আশ্রয় দিয়েছিল । কিন্তু এখন তো তারা ইসলামের 
সাহায্য সমর্থনে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে প্রস্তুত হয়ে ময়দানে নেমেছে। এর অর্থ এই 
ছিল যে, একটি ক্ষুদ্র জনপদ যার অধিবাসীদের সংখ্যা কয়েক হাজারের বেশী নয়- সমগ্র আরব শক্তির 
সঙ্গে লড়াই শুরু করেছে। এরূপ দুঃসাহস কেবল তারাই করতে পারে, যারা ঈমানের জন্য 
নিজেদের ব্যক্তিগত স্বার্থকে কিছুমাত্র পরোয়া করে না । শেষ পর্যন্ত তাদের নিষ্ঠা ও সত্যতা আল্লাহর 
সাহায্য লাভে সক্ষম হয় এবং কোরাইশরা তাদের শক্তির বিপুল দন্ত সত্তেও সহায়-সন্বলহীন 
আত্মোৎসর্গীকৃত লোকদের হাতে পরাজয় বরণ করতে বাধ্য হয় । তাদের ৭০ জন মুসলানদের হাতে { 
বন্দী হয় এবং তাদের যাবতীয় যুদ্ধ-সরঞ্জাম গণীমতের মাল হিসেবে মুসলমানদের হস্তগত হয়। ; 
কুরাইশদের যে সব সরদার গোত্রপতি- যাদের গোত্রীয় সম্পদ ও গৌরব ছিল এবং যারা ইসলাম 
বিরোধী আন্দোলনে প্রবল প্রাণ শক্তির অধিকারী ছিল, তারা সকলেই এই যুদ্ধে শেষ হয়ে গেল। এই ১৫৫৫ 
চুড়ান্ত সিদ্ধান্তকারী বিজয়ে সমগ্র আরব দেশে ইসলামকে একটি উল্লেখ্য ও সমীহযোগ্য শক্তিতে ?} 
পরিণত করল । এই প্রসংগে জনৈক পশ্চিমী লেখক লিখেছেনঃ “বদর যুদ্ধের পূর্বে ইসলাম ছিল শুধু { 
একটি ধর্ম ও রাষ্ট্রীয় আদর্শ, আর বদর যুদ্ধের পরে তা রাষ্ট্রীয় ধর্ম বা স্বয়ং রাষ্ট্রে রূপান্তরিত হল।” 
আলোচ্য বিষয় ৃ 
ঠ কুরআন মজীদের বর্তমান সূরায় এই এতিহাসিক মহাযুদ্ধের কাহিনী বর্ণনা ও পর্যালোচনা করা ॥ 
হয়েছে। কিন্তু দুনিয়ার রাজা-বাদশারা যুদ্ধ বিজয়ের পর স্বীয় সৈন্য বাহিনী সম্পর্কে যেভাবে পর্যালোচনা { 
সমালোচনা করে, এই পর্যালোচনা তা হতে সম্পূর্ণ পৃথক । এতে প্রথমতঃ সেই দোষক্রটি গুলোর { 
প্রতি অংগুলি সংকেত করা হয়েছে নৈতিকতার দিক দিয়ে যা এখনো মুসলমানদের মধ্যে অবশিষ্ট { 
থেকে গিয়েছিল । এই পর্যালোচনায় তাদেরকে আরো অধিক পূর্ণতু লাভের জন্যে চেষ্টা করার আহ্বান ! 
জানানো হয়েছে। র্‌ 
: পরে এই বিজয়ে আল্লাহর রহমত কতটুকু শামিল ছিল তা চিন্তার আহবান জানানো হয়েছে। নাযিল 1 
হয়েছিল। যেন তারা নিজেদের সাহস-হিম্মত ও বাহাদূরীর ফল মনে করে অযথা গৌরবে স্ফীত হয়ে £ 
না ওঠে। বরং আল্লাহর উপর যেন অত্যাধিক তাওয়াক্কুল ও নির্ভরতা করতে শেখে এবং আল্লাহ ও ! 
রসূলের আনুগত্য করার প্রয়োজনীয়ন্তা পুরোপুরি উপলব্ধি করতে সক্ষম হয়। এরপর যে উচ্চতর } 
নৈতিক উদ্দেশ্যের জন্য মুসলমানদেরকে হুক ও বাতিলের এই প্রত্যক্ষ রক্তক্ষয়ী সংগ্রামে নামানো { 
হয়েছিল, তার বিশ্লেষণ করা হয়। যে সব নৈতিক গুণের কারণে তারা এই যুদ্ধে জয়লাভ করতে } 
সমর্থ হয়েছিল, তারও আলোচনা করা হয়। মুশরিক, মুনাফিক ও ইয়াহুদী এবং যে সব. লোক বন্ধী 


১, 
৮৫ 
৪৬ 
0S 


0 
৮৫ 


২০ 
৫ 


0 


৫১ 
OD 
UC 

© 
১ 


8 
0 


১ 


0 


০, 
কি 
bt 
5 
৫১৫) 
ক 


৫১৫ 
CALL 
৫৫১ 
CANAD 
mA 
৬ 
১০৬৫ 


৫ 
৮ 
৬৬ 
৫৫ 
৪8৯. 


$$ 

৫ 
১ 

৫৫ 


৫ 

ভিড 
OD 

ee 
OO 
LL 

টি 
OO 


ডক 

CS 

৬ 
রর 
১ 


৫ 
6১৫৯ 
2S 


২০, 


> 
0 
কি 
96 
0S 
0 


> 
6 

$Y 
CS 


OY 
উর 8৯৬৫ 
৬৬৬. 
0000000 
LY ৫৫ CLL 
৫১১ ৯, 


১৫ 
১৩ 


) 


0 


২০ 
৫ 


এ 


১২১৫৫ 
6) 


৬৫ 
৬৬৬ 
oo 
0 


২ 


ু 
১ 


৩ 
১৫, 


৫১ 
৫ 


১ 
৩ 


টি 
কি 

0S 
2 


০৫ 
© 
৫ 
9 
0 
১ 


৫ 


৫$ 
টি 
৬ 
রি 


0 
@ 


২ 
১০ 


ক 


এ 


<) 
$Y 
0.0: 
OS 
রি 


QO 


৫৯১ 
oe 
LLY 
চি 
৪৪ 


১৫ 
রা 
bY 


১০ 


৫১ 
কর 
৬৬ 
$ 
৬৫ 


(0) 


আনফাল-৮ ৮৩ পারা-৯++৫%% 


৮৫ 


243 292 


৬৮ (562 ১94 8৯০ (৯) পা 
bred 


১ 


০ 
bY 
ডি 


এ 
$Y 
ড় 
৫১ 
৮৫ 


২০ 


৫৮৫১ 
6 
০, রী 
ভিড 
৪৮৫৫ 
(30 
(৯৫১৫ 


রর ১০ তার রুকু (সংখ্যা) দন আ'নফাল সূরা (৮ ৭৫ তার আয়াত সংয্য) 


Ky 
৯. 
tb) 
চা 
> 
ঠ 
x 
& 
২ 
Se 
টি 
৬1৫? 
রে 
পু 
K 
x 
x 
¢ 
0 
টি 
৯ 
্ 
K 
I 
এন 
5 
Kl 
¢ 
(ৰ 
(ৰ 
(ৰ 
ৰ 
¢ 
¢ 
‘ 
৫ 
৫ 
ৰ 
৫ 
এ, 
60 
২ 
৫& 
ক 
0 


নত ০১৮৯) ৩৮৮ Al ৪) 


রর রর 


৯ 
১ 
১. 
১ 
& 
৯) 
b) 
&. 
by 
2 
১ 
|) 
> 
১. 
৮৪ 
১, 


৫ 
6 
১ 
৫ 
be 


9 
oe 
ডি 

0S 

৫১০ 

Ce 
0S 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে শুরু করছি) 


৫৫: 2 
0 CX 

Ct 

০) 

কঃ 


9 

৫ 
টি 
৮ 
রি 


6১৫১ 
৫৫ 


৩ 


0 
CY 


৬৫ 
৫ 

৫৫ 

এ 


SEG | 2 ৪) NEY ০১459 ৩ ৫৫44 


fi ৯৬ © 
ভয়কর জেনে জিজ্ঞাসা করে *$৫৫- 


YS 

উকি 
কক 
2, 


6৫৯ 
কত 


RS 
$ 
২ 
21৯ 
গং 
নখ 
ধর 
৭ 
১118 
4, 


৫০৬৭ 
৬৬৬৬৬ 


২৩, 
২০, 
১ 
> 
৫, 
১ 


2422/0 ৫ 2 EA AL 
2055) 5 4 এ 5 25436 CN 1 স্পা 2 201 
তাঁর ও আল্লাহর তোমরা এবং তোমাদের অবস্থা হন ও আল্লাহকে 
রসূলের রা মধ্যকার সংশোধনকর 


5 19) (0599 ৫ ০৮5০) ৬) 0 ৫25 ডি ৩৮ 


স্মরণ দারা ঈমানদার প্রকৃতপক্ষে ৮7 যদি 
SE যারা 


রি ১৮ 2299.4 pL 

2) Ect) ৮৪৫৩ ৫ 191 2 875 এ ৪ ০০১ 22 
তাদের তাঁরআয়াত তাদের পে এবং তাদের কেঁপে উঠে আল্লাহর $$$ 
বৃদ্ধিপায় গুলো নিকট 


১. তোমার নিকট গণীমতের মাল সম্পকে জিজ্ঞাসা করে১? বলঃ “ র মাঃ 

তীর রসূলের! অতএব তোমরা আল্লাহকে তয় কর এবং নিজেদের পারষ্পরিক সম্পর্কে সঠিক রূপে গড়ে 
নাও। আল্লাহ এবং তীর রসূলের আনুগত্য কর, যদি তোমরা মু'মিন হয়ে থাক২।” ২. প্রকৃত ঈমানদার $$ 
তো তারাই, যাদের দিল আল্লাহর শ্বরণের-কালে কেঁপে উঠে। আর আল্লাহর আয়াত যখন তাদের $$ $$$: 
সামনে পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তারা তাদের আল্লাহর উপর আস্থা এবং নির্ভরতা হর 
রাখে। 2 


১.'আনফাল' হচ্ছে নফল' "এর বহবচন। আরব ভয় আবশ্যিক ও হক’ এর অভি জিনিসকে 


সন্তোষের সংগে স্বেচ্ছা প্রণোদিত হয়ে তার নির্ধারিত কর্তব্য অপেক্ষা অতিরিক্ত করে- যথা নামায।.এবং 
প্রভুর পক্ষে নফল হচ্ছে £ যে দান বা পুরস্কার প্রভুর ভক্তকে তার প্রাপ্য ‘হক’ অপেক্ষা অতিরিক্ত করে। 8888 
এখানে “আনফাল' অর্থ সেই যুদ্ধলব্ধ মাল, যা মুসলমানরা বদর যুদ্ধে লাভ করেছিল! “এ মাল তোমাদের "90995 
উপার্জনের ফল নয়, বরং এ হচ্ছে আল্লাহতা'আলার অতিরিক্ত অনুগ্রহ ও পুরস্কার যা তিনি তোমাদের দান $$$ 
করেছেন”- এ কথা মুসলমানদের অন্তরে ভালভাবে বুঝবার জন্য এ মালকে “আনফাল' বলা হয়েছে।.২. $$$ 
এ কথা বলার কারণ, এই মাল বন্টন সম্পর্কে কোন হুকুম আসার পূর্বে মুসলমানদের বিভিন্ন গোষ্ঠি ৮৫ 
তাদের নিজ নিজ অংশের জন্য দাবী উপস্থাপন করতে শুরু করেছিল। ৫ 


৫9৬ সূরা আনফাল-৮ ৮৪ পারা-৯$ 
১৬৫ - 
5৪৬৩ 


টি 

ডি 

৬ 

রং 

্ 

৬ 

A 
৮৫ 

৫০৫১ 

iS 


৫ 


৬ 2; | ঙ 


এ 
6 
৫ 


& 


তং 


চি 


দিয়েছি 
৫১১ শি 


১৫ 


টু 


৫৫ 


SS 


<) 


a“ 
3 
ৃ 
৪ 


১ 


৪ 
2 
রি 


৬ 8 
৪৬৬ 
0০0.৫: 


0 


পার তর পারছি তা ৮4 E 9: %# 92 2ম 
৬ ৬০০ 002) 2 ৮. 
ৰ ও 


১ 
৫ 
তি 


6 ৬৬ %* 
১ 
NE) 
bb 


CS 
৫১৩৯ 

৫:৩. 

কত 


৩ 


৫৫ 
১ 


৮৫১ 2°? % 52 4৫ 


৫ Gu 2 ৬৫৯ ৬১ 2 ৮৬৩ ৫৬ 


bs 

এ 

* 
PSSST 


N 

এ 

সি 
NC 
৮২ 

$ ৬ 

N 

0 

0 
1৩ 


টে 


ও 
মু'মিনদের মধ্যহতে একদল নিশ্চয়ই এবং ন্যায়ভাবে তোমার তত 
তে (ছিল)) ঘর কৃ? 
১৮০৮ WALD ৫৫, 0৫৮৩৫ ১৮৫2 LAL 04? 2 
2০৮০০ AS ৩ ৩৬৩৫ ই ৮৬০৩৩ 
রি 
তা. পরেও সত্যের ই ২ 


ডি হওয়ার 


উর, 


+++, I | 2 
14244 4) তি ৯ 00582 (৯ + 


৩. তারা নামায কায়েম করে আর যা কিছু আমরা তাদেরকে দিয়েছি তা হতে (আমাদের পথে) খরচ { 
করে। 8. এই লোকেরাই সত্যিকার মু'মিন। তাদের জন্য তাদের রবের নিকট খুবই উচ্চ মর্যাদা £ 
রয়েছে; আছে অপরাধের ক্ষমা ও অতি উত্তম রেযেক। ৫. (এই গণীমতের মালের ব্যাপারে সে রকম 


$%অবস্থারই সৃষ্টি হয়েছিল তখন, যখন) তোমার আল্লাহ তোমাকে সত্য সহকারে তোমার ঘর হতে বের. £%% 


$$$ করে এনেছিলেন এবং মু'মিনদের একটি দলের নিকট এ ছিল খুবই দুঃসহ। ৬. তারা এই সত্যের £% 
তত ব্যাপারে তোমার সাথে ঝগড়া করতেছিল। অথচ তা পুরোপুরি সুস্পষ্ট হয়ে গিয়েছেল। তাদের অবস্থা 
$$ এই ছিল যে, তারা যেন দেখে দেখে মৃত্যুর দিকে তাড়িত হতেছিল।৭. স্বরণ কর সেই সময়ের কথা 
CD ৫ 

$$$ যখন আল্লাহ তোমার নিকট ওয়াদা করেছিলেন যে দুইটি দলের মধ্যে একটি তোমরা পাবেও। 

2 

18৩ ৩. অর্থাৎ কোরেশদের ব্যবসায়ী দল যা সিরিয়ার দিক হতে আসছিল, বা কোরেশদের সেনাবাহিনী যা 

১৫১ 


$$$ $$ মক্কা থেকে আসছিল। 
$89. 


৫১ 
৯ 


PD ১ 
পারা-৯ ৫ 
৫, 
৮৫ বটি প্রচ তত ৩ 
রেড ৮৫৫৫৪ 
আনফাল-৮ LIE Gd KANN 
2সুল DHS 2428)595 26 Bf OI 26, 
১৯ ৯, 
$%% 22 sd BH শত LE 4 $2 1 ঠা Ei যে তোমরা অথচ হি 
0 এ পপ নয় যেব্যবসায়ী 
০৫৯২ (দলটি) < 
8 2 জহবে € অরধারী রি 
১৫১৫ তোমদে রর হে & ্ে ৬৬ & 
$$ চীন জন্যে '_(সংঘর্ষণীল) 1104 Er j € (৩1 ‘wl $$$ 
2: 52582179১24 GA 39 তি 
SY 5 হার্পে১। ৩ ] oS 5 পরিণত আল্লাহ্‌ OSES: 
0 রি AS oD ad সত্যকে সত্যে পরি 0 0.0.0.0. 
$$ 26 কাটবেন এবং তাঁর বাণীসমূহ করতে 0) $4 
22 কাফেরদের রা দিয়ে বর্ণে ৮১ ৫. ৫ 
রে ৬৯ ৯ 6) 
$$ J 3 0 GLE ৬০০ Ey 222৫. 
১ 
তত নি 6 ৯) এ ০৪ রর সত্যকে সত্যে পরিণত $9 তং 
১১, ১ 
$$$ 92612 টি ্ যদিও এবং বাতিলকে বাতিলে ও 5745 $$ হু 
€ পছন্দ ৬ করেন (0) ¢ 
৫ অপরাধীরা অ (তা) bia AALS রথে | $$ টু 
2 করে €1৫4৫. 21৫. ০৫৫ (৩ ০০ পন 2 চিত 
ররর 2 28 21 ০৪2১1 ৬ রে (স্মরণকর) ৫ 
১৫১ টি খে " 
C0) “ ০ 8 তোমাদের তোমরা সাহায্য 
(৫৫ rf ৩৬টি | | তিনি তখন bd চেয়েছিলে যখন 
৫৫৫ 3A এভাবে)যে- তোমাদের বর কাছে 54 
LLL তোমাদের ( ডাকে সাড়াদিলেন পর্ণ ৬ ৬ ৬ 
[oe সাহায্য করছি আমি 32 রি রর মর রর | | (৩) ৪) z 
- ৮ Pd Fd rd 
৮৬ | রি ৩20 ৩2১৯ বনি ভি মধ্যহতে 
০০) ২. ধারাবাহিক ভাবে | 
না এবং 
আল্লাহ তা 25৫ 
X 0) রা [CS 4 ») | ৫% ৫১১ 
ও ক Pd (44 
~ 0.0.0.0 ্ 
ৃ - এবং সুসংবাদ এছাড়া তত: 
: তা হিসেবে 0%) 
K 8 
টি দিয়ে 1 000 
) et TG bl ৬৮ ৬ ৮ 
৬৬ (আসে 23.7 21) yl dl MS 4 
৮৬4১ ECGS Ae ৪৮ ১৬ টি উড 
১% ) ্« i সপ আল্লাহর নিকট হতে 3 
1 € শখ © oo ০৮ রে আল্লাহ নিশ্চয়ই ১৫১ 
8৫6 € পরাক্রমশালী (9S 
্ 18 < মহাবিজ্ঞ ই ছিল যে তিনি তাঁর 
১১ এ LE) 
0.00 I আল্লাহ্‌র ইচ্ছা 
4 বল দলটি তোমরা পাবে। কিন্তু রদের শিকড় কেটে দিবেন, 
৫ চেয়েছিলে যে দুব খাবেন, এবং কাফেরদের 
তোমরা চেয়ে সত্যরূপে প্রতিভাত করে দেখাবেন, লোকদের পক্ষে তা যতই 
£92 দিয়ে সত্যকে প্রমাণিত হয়; পাপী | 
$৮, যেন সত্য সত্য হয়ে সেই সময়ের কথাও শ্বরণ কর যখন একহাজার ফেরেশতা % 
& as $ €১-৫১ 
POG 1 ৯. আর পরপর কত 
$$$ £সহ হোক না কেন তিনি বলবেন যে, আমি তোমাদের সাহায্যে যেন সুসংবাদ পাও এবং হি 
ফরিয়াদ করছিলে। উত্তরে মাত্র এই জন্য বললেন, 2222. 
99% ফ্রি কেবল মাত্র "হয়। নিশ্চয়ই 0.9.90 
1 তোমাদের নিকট হতেই হয ELLY 
ঠা ১০. এই কথা আল্লা সা যখনই হয় জল 830 
হেলাল 26 
$$ তোমাদের চি ৫ 
$$ আল্লাহ প্রবল ক্ষমতাশাল 000 
ও 
৫৫৫৫ 
£৫-% 
22 


শব্দার্থ কুর-৩/ রি 


du UA Bes পা 23৩ Lord প (95) ILS z 
ff EMC ১ ঞ oe ই)] P02 হ্‌ 
৩০ ৮৩ চপ এ সা 2 ১1 
হতে তোমাদের অবতীর্ণ ও তাঁর স্বস্তির তন্দ্রা তোমাদেরকে তিনি (ম্বরণকর) 
উপর করেন পক্ষহতে (দিয়ে, আচ্ছন্ন করেন যখন 
Hid 7 22 202 প এর ৬ই ৮ ৫ 
০১৬ DL এ সঃ 555 2) ৬৫ ৩০৯] 
তোমাদের দূর করার এবং তাদিয়ে তোমাদেরকে পা পানি আকাশ 
হতে (জন্যে) 
lo ৩১৫2 A ৰি 
এস ৬০০৭ SB UG ৪) 5 EE sd: 
তাদিয়ে তি ও তোমাদের দৃঢ় করার জন্যে এবং শয়তানের অপবিত্রতা 
(জন্যে) অন্তরসমূহকে 
UE ৬৬ 1 গর ৩ A: 
1 EL C2 2) 051৩5 | 
যে রেশতাদের প্রতি তোমাররব ইশারা (ম্বরণকর) (তোমাদের) 
আমি করেন যখন পা গুলোকে 
১৭25 ঠক 2°22 / EA Me Bll EAA 
অন্তর মধ্যে আমি অচিরে ঈমান (তাদেরকে) তোমরা সুতারাং তোমাদের ॥ 
সমূহের উদ্ৰেক করব এনেছে যারা অবিচল রাখ সাথে (আছি। 
5 25 ৮১৪ ENA (3 
9৩০ ৫ 125 শপ AS ০৪৬শ। 
“।তাদের। অতএব ভীতি কুফুরী যারা 
গর্দানসমূহের তোমরা মার করেছে 
৮ ৫ 4৫5 2০৮৩ 592. 
৬৬ 66 ৮৫ 1০০ 2 
জোড়ায় প্রত্যেকে তাদের তোমরা এবং 
জোড়ায় মধ্যকার মারো 


 ক্ুব্ু-০২ ১১. আর সেই সময়ের কথাও (ম্বরন কর), যখন আল্লাহভা'আলা নিজের তরফ হতে ; রি 
(1? $ তন্ত্রার আকারে তোমাদের উপর শাস্তি ও নিশ্চন্ততার অবস্থা সৃষ্টি করতেছিলেন৪ । এবং আকাশ হতে } 
2 তোমাদের জন্য পানি বর্ষণ করেছিলেন এই জন্য যে, তিনি তোমাদের পবিত্র করবেন এবং শয়তানের ॥ 
হত নিক্ষিপ্ত ময়লা ও অপবিত্রতা তোমাদের হতে দূর করবেন; এবং তোমাদের সাহস বৃদ্ধি করবেন। আর ! 
( EE as ML lio ঢু প্রতিষ্ঠিত করে দিবেন। ১২. আর সেই সময়ের কথাও, যখন তোমাদের ৮৫ 
£3333} ৰব ফেরেশতাদের প্রতি করে বলতেছিলেনঃ “আমি তোমাদের সংগেই রয়েছি, তোমরা ; 
£28282 ঈমানদারদের দৃঢ় প্রতিজ্ঞ রাখ, আমি এখনই এই কাফেরদের দিলে ভীতির উদ্রেক করে দিচ্ছি। অতএব 
$$$ তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত হান এবং জোড়ায় জোড়ায় আঘাত লাগাও৫” ৃ 
$2532 + ওহোদ যুদ্ধে মুসলমানদের এই একই প্রকারের অভিজ্ঞতা ঘটেছিল, সূরা আল-ইমরানে ৫৪ আয়াতে তা } 
৬৬৬৬ উল্লেখিত হয়েছে। ৫. বদর যুদ্ধের যে ঘটনাগুলিকে এ পর্যন্ত এক এক করে স্বরণ করানো হয়েছে প্রকৃতপক্ষে { 
তর 'আনফাল' শব্দটির তাৎপর্য পরিস্ষুট করা। প্রথমে এরশাদ করা হয়েছে যে এই যুদ্ধল্ধ 1 
১ ধনকে নিজেদের প্রাণপাতের ফল মনে করে এর মালিক ও মোখতার হয়ে বসছো কিঃ- এতো প্রকৃতপক্ষে ॥ 
গ ৬ আল্লাহতা'আলার অনু্রহের দান, এবং দানকারী প্রভু নিজেই এর মালিক ও মোখতার। এখন এর প্রমাণন্বরূপ ? 
(৫ এই ঘটনাগুলো এক এক করে উল্লেখ করা হয়েছে যে তোমরা নিজেরাই হিসাব করে বোঝ- এই বিজয়ে £ 
৫ তোমাদের নিজেদের প্রাণপাত, সাহসিকতা ও বীরত্বের কতটুকু অংশ ছিল এবং আল্লাহতা"আলার অনুগ্রহদানের ॥ 
রহ ০ কতটা অংশ। সুতরাং কিভাবে এখন বন্টন করা হবে তা ঠিক করা তোমাদের কাজ নয়, সে কাজ হচ্ছে ; 
না আল্লাহতা"আলার। Y 


্ৈ 


উড 
রা আনফাল 
2232, -৮ 
8 (০ ৮6১৮ ৮৭ 
২ ৬৬ ~~ ৬ 4 LA 
1 বি el 22/7, 
ররর, রোধীতা যে a > “| Ed, = পারা-৯ ++ 
৬৬৬: করে রা তাঁর \ ৯১ \ 2১০৬ কও ৫ 
৪৬৬৬, ও ৮৮৩ পরা হর 
৪৬৬৬: A ! রসূলের আল্লাহর তারা 2 ৩) ৬ ৫ 
LLY aS . ডি 4: রা বিরোধিতা ঢল ph > ++ 
হরি )১০ ৩০১৩ SNE ত হরর 
SETS গে ৮৩ (৬৮ রা | এটা ২১ তর 
১৪৬৬ তোমাদের Ld zo ৬৫ Fa) ৫04 5 ৭ 
{ $$$ & এটাই(শাস্তি) দন্ডদানে হু ®) ec ৫১০৮ তা , হু 
রে £5 “৫ আল্লাহ সেক্ষেত্রে 915 20)। হর 
১? ডঃ আ ~! ৬৬ ০8 27, ৫49 8 2 
£5 গড পর “ টি ০) 
থা ৬ ৩৪০১ Of 5899১ 
টি নি ¢ ডে 
৮ 424 24% বর ৯১৩০ 4 
5 (রয়েছে এব EEE 
৮ রত - | 0 j। রি যা £ তার তোমরা এখন ৬৬, 
2 ৬০) ০৭৫ স্বাদ নাও ডি 
2 পানা কুফরী রর ৬৮৯ 11 ও ধু 
১০৬ (তাদের) ১৫1 রি ৬৬, 
2752 তি ৫৪৬) RS 
HS ° b < 
2 % S25 ও, £2 
L000 রে ৬০৮৮৪ 5৭4 যারা COLL 
(4 অব রে 2 ~~ 9% AA রা ৫? 
রি 882: পৃষ্ঠ লেদিন তাদের ৬৮ এ 1৮৭ ৮১৮৭৭ রত 
: 9:28 রর রদিকে যে এব ১১১ ~~ ৯৮৮ রা ক 
Heo $4 AN বিন ফিরাবে । 2 ২ 
ও SEL পর 78812 তাদেরদিকে ০44 
তত পর হকে তাদেরকে তখন 
রি ৫১ ৬ সে পরিবেষ্টিত 2 রা । 7১৯৩৪ ৩৫ ৰে 0 ৫১৫১ 
রর 42 হবে তাহলে অপর 7 > এ | U | 2) SE লা ররর 
- ld ₹১ 
৫ st : র অথবা ১৯১০ BD) | KEE 
945 PH} ১০2: “ 
৫ ভি (© ey A, BHAA ক এছাড়া $$$ 
2 তল কত এবং ৫৯ ০০ চা ০1 তি 
SELES রা 2 ০৮৮ ডি 
০৫১ পক্ষ PAE 6 
2 ১৩. এটা এজন্যে | গজব রহ 
8 ৫১ ন্যে কর যে হতে ৪৬৬, 
ধ YX 0.0.9 আল্লাহ এবং তার , তারা আল্লাহ এবং দিয়ে জর 
22 তোমাদের রানের লা ESD তীর রসূলের সাথে ee 
)১-৫৫-৫ ১ ৰ শাস্তি টু করবে মুকাবিলা ১০১৪ 
(444 অমান্যকারীদের 2 84558 রছে। আর যারাই হরর 
তত, ন্যকারীদের এর LTT জন্য বড়ই কঠোর রাই 2% 
রত সৈন্য- জন্য দোযখের র জানা উচিত র_ ১৪. এই ৬ $$ 
++ ন বাহিনীন্পে কাফেরদের মু মাযাব রয়েছে। ১৫. হে যে মহান সত্যকে অস্বীকার হি 
১৪ Lt 1 ১৬. এরূপ র মুখোমুখি হও তখন . [দার লোকেরা 7 জিভ 
৫? ৫৫৫ অবস্থায় তাদের তোমরা ৫ ০৩ 
রি ৫ দা পিছে ফেরে- যুদ্ধ কৌশল মোকাবেলা কর হতে খোল হব £88 
Pp ২ Jl | 
14 জাহান্নামই , তা হলে অন্য কথা_ হিসেবে কিংবা পছপা হবে ৮ 
+$ ঠক ন্‌ হবে তার ঠিকানা সে নিশ্চয়ই বা অপর বাহিনীর 6 ৫' 
4283 ৮৮50 র সাথে $$$ 
144 ৬. এই বাক্যাশ IS! j হবে। ক 
5 ং কোরেশী কাফেরদের oe 
৫৫০৭৫ রদের সম্বোধন করে বলা [es 
র বলা হয়েছে যারা বদরে পরাজিত হয়েছি ££ 
‘২ । | ক’ 
৯০ 
৪৬ 


ন 
্ 
ঠা 
(=) 

$$ 
৫৫ 
$$ 


0 


৫১৫১ 
৪০ 
SLL 
তত 

AAD 


তি 
জী 
ক 
A 


১১ 
টু 
১ 


উড 
গা পপ ৫০৮৬) ৫ 14 ৩ পি জিতে ও পাশ 
$$ পক) এ 2 ০৮৫৩ Ay) ৩৩ শত 8 ~~ ~~ ১ 
তুমি নিক্ষেপ না এবং তাদের হত্যা আল্লাহই কিন্তু তাদেরকে তোমরা হত্যা করনাই জাসলে 
করেছিলে(কংকর। করেছেন 


> 
ডি 
জী 
জি 
9 


৮১, 
৫ 

< 

৫ 
KAA 


৭০ 
৫৫ 
৫৫ 

ডি 
৫ 


$১ 2557. (i232, Lo AL রত 


£ (2 ৫৫) র্‌ ৪ 
০০৬৪ ৩১4 | (৬০৯, 5 =) 2১] ০৮ 5 ৩৮০৪৪) ৯ 
£ তাহতে মু'মিনদেরকে পরীক্ষার এবং নিক্ষেপ আল্লাহই কিন্তু তুষি নিক্ষেপ যখন 

করেছিলে 


১, হ 

১৪৪৮, এ | 

ৃ পে এটি) ১৫25 পা ৬ ৫ Zor het, 
(5 ০৩১ © ms 2০১1 0) > টম 


On, 
0S 
হর 
৫১৫১৫ 
5৬৮৩ 


১০৫ 
1৯৬ 


১৫, 
রর 
৯ 


2৫ 
টি 
১///-%৭ 


০ 
৫.৫ 


6 


৫১ ও 
£282 


(০ 


$%$ আর তোমাদের(সাথে। সবকিছু সবকুছ আল্লাহ্‌ নিশ্চয়ই উত্তম রীক্ষ £2 
: 4 


রঃ 
এ(আচারণ) 


জানেন শুনেন 

1228৫ হি 2 ভি ৮৫৮5 ৯5 4১ ৫4 

SAS 0) ০62৮৪ ৬ ০৪৯০ al ৬! 
তোমরা (হে কাফেররা} কাফেরদের কৌশল দুর্বলকারী আল্লাহই (কাফেরদের 
ফয়সালা চাও যদি সাথে এরূপ)যে 


৪ TANT KS 322727, 2 A 33432 HA, SH 
LES HE 8 NES OL 5 শি) IG UH 
@ 


জন্যে 
এটি 
Fo) 


বিরতহও 
5 de নাকের ০ 22 2464 2194 33 9% ৩ রণ 
5 £ ৮ 57 2 ০১৩৪ 3১৬ ৩৮ 2 


শর পতি 
22 4h) Bf INH 1 (৪ 


সাথে আল্লাহ্‌ (জেনেরেখ) এবং অধিকও হয় যদি আর কিছুমাত্রই 


৫$ (আছেন) য়ে তবুও) $$% 0 
$৫৫ ৫৫ 
২2 ১৭. অতএব সত্য কথা এই যে, তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। ৯৫ 
৮ আর তুমি নিক্ষেপ করনিঃ বরং আল্লাহই নিক্ষেপ করেছেন? । (আর এই কাজে মু'মিনদের হাত ১ 
de ' fj পরীক্ষায় CSR 
1৫৫ ব্যবহার করা হয়েছে) এই জন্য যে, আল্লাহতা"আলা মু’মিনদেরকে এক সুন্দরতম পরীক্ষায় সফলতার ১৫১৫ 
++ 8 00.0.0 
$ সাথে উত্তীর্ণ করে দিয়েছেন। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। ১৮. এ তো তোমাদের ১ 
$$$ সাথের ব্যাপার। কাফেরদের সাথে আচরণ এরূপ যে, আল্লাহ কাফেরদের অপকৌশলসমূহ বলহীন ++ 
42 করবেন। ১৯. (এই কাফেরদের বল)ঃ “তোমরা যদি ফয়সাল! চাও, তবে গ্রহণ কর; ফয়সালা 33% ং 
1 তোমাদের সামনে এসেছে৮, আর যদি বিরত হও। এটা তোমাদের পক্ষেই কল্যাণকর। অন্যথায় সেই ১1৫ 
1 নিবুদ্ধিতারই পুনরাবৃত্তি করলে আমরাও সেই শাস্তিরই পুনরাবৃত্তি করব। আর তোমাদের বাহিনী যত ১৫৫৫৫ 
4 বেশীই হোকনা কেন, তোমাদের কোন কাজে আসতে পারবে না। আল্লাহ তো ঈমানদার লোকেদের ১৫%%% 


৬ 


0 
TS 
ও 
৫৬৫ 
৬ 
=) 


হত সাথে রয়েছেন।” 


++ ৭. বদর যুদ্ধে যখন মুসলমান ও কাফেররা পরষ্পরের সম্মুখীন হলো ও সাধারণ ঘাত-প্রত্যাঘাতের ১৭ 

ও SS (SY 
৫৫ সময় এলো তখন নবী করীম (সঃ) এক মুষ্টি বালু হাতে নিয়ে কাফেরদের প্রতি নিক্ষেপ করেন এবং ১৫৫% 
Lf $৫৫ সংগে সংগে তাঁর আদেশে মুসলমানরা কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়ে। এখানে এই ঘটনার প্রতি ১ 
হরি ইংগিত করা হয়েছে। অর্থাৎ হাত তো ছিল র সুলুল্লাহর কিন্তু আঘাত ছিল আল্লাহর পক্ষথেকে। ৮. রঃ $৫ 
২ মক্কা থেকে যাত্রা করার সময় মুশরেকরা কাবার পর্দা ধরে প্রার্থনা করেছিল- ‘আল্লাহ’! দুই দলের ১৫ 


৫ 
রর 
০ 


১৭ 
হি মধ্যে উত্তম দলকে তুমি বিজয় দান কর।” ৩৫ 


৩ ১ 
00000 
৪5৬ 


< 


4 25556 3 2112 দিন 2 EE 


je 
{ 
E] 
ন 


₹ 


ৃ 
ঃ 
4 


a, 

এ স্‌ 
৫০১৫৫৫৫৫৫৫১ 
812 


২০, 
৯, 


পাঠঠপা্র ৬55 পা hes 105 2d 

0)) OO mm) ৮৪ এ ৬৮০ 35 ANE 

ra নিশ্চয়ই শ্রবন করে না তারা অথচ আমরা বলেছিল (তাদের)মত 
যারা 


১৪ ENS 2৫] 220. 4) ৩৩৪ SB 
যারা 


বোবা । এসব) ন্তাহর কাছে জীবগলোর 
টি বধির 


সি রি নর 2৩ 729 2) | ৪ ? রি 


তাদের যদি এবং তাদের অবশ্যই কোন তাদের মধ্যে আল্লাহ জানতেন যদি এবং 


৫ 
টি 


ঘি 
(৫৫৫ 
৪৮5888৬৬ 


শুনাতেনও শুনাতেন কল্যাণ (রয়েছে) 

88611521085 ৬ 965১4 25 $ 155% 
তোমরা ন যারা ওহে EERE তারা ও তারা অবশ্যই 
সাড়া দাও মুখ ফিরাত 


le 5 এ ও ৫৬510, 90 ৫ % 


তোমরা এবং চির রসূলের ও আল্লাহর 
জেনেরাখ জীবনদান করবে যা তিনি ডাকেন (ডাকে) 


৫ 


SS 
৬ 


রঙ 

0 
চ 
৮৫ 


< 
ী 
১ 

১ 


ব্রচ্ব্ঃ-০৩ ২০. হে ঈমানদার লোকেরা, আল্লাহ্‌ এবং তাঁর রসূলের আনুগত্য কর, এবং আদেশ শুনার 
পর তা অমান্য করোনা । ২১. তাদের মত হয়ো না, যারা বলেছিলঃ আমরা শুনলাম কিন্তু আসলে তারা 
শোনেনা। ২২. নিশ্চিতই আল্লাহর নিকট নিকৃষ্টতম জন্তু হচ্ছে সেই সব বধির-বোবা লোক, যারা 
জ্ঞান_ বুদ্ধিকে কাজে লাগায় না। ২৩. আল্লাহ যদি জানতেন যে, তাদের মধ্যে কোনরূপ কল্যাণ নিহিত 
আছে, তবে তিনি অবশ্যই তাদেরকে শুনার তওফীক দিতেন (কিন্তু এই কল্যাণ ব্যতীত) তিনি যদি 
তাদেরকে শুনতে দিতেন, তবে তারা তা হতে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যেত। ২৪. হে ঈমানদার 
লোকেরা, আল্লাহ ও তীর রসূলের ডাকে সাড়া দাও। যখন রসূল তোমদেরকে ডাকেন সেই জিনিসের 
দিকে যা তোমাদেরকে জীবন দান করবে। আর জেনে রাখ, আল্লাহ.ব্যক্তি ও তার দিলের মাঝখানে 
অন্তরায় এবং তাঁরই দিকেই তোমাদেরকে সমবেত করা হবে। 


ডি 
<) 
$২% 


> 


৫১ 
৯ 


SE 
0) 
৩0.৫ 


এ, 
১, 


8 


£$+$ সূরা আনফাল-৮ ৯ পারা-৯ 
22228 ° 
2238: বাঃ Ss 44 পু 27 
৬, ৪৮৬. ৫ রি 53 Zz 52 ৬ পাকি ৬ 4 “2 পর 4 রো রনি 2 bd 2 ew রণ 
শু ৩ রর | mb 7523 ৮ | ৩০ ন) ০০০৩ | | b) 
বিশেষ তোমাদের যুলম (তাদেরকে) শুধু) (যা) ফিতনা তামরা ও 


১) 931 EEE FAS 
j i কঠোর 


১৮4 যখন তোমরা এবং দন্ডদানে আল্লাহ যে তোমরা এবং 


যাতে গুলো রিযিকদেন 


1» | পু 224 টি 2. ও 

৬১০০) 0৩৯০ 5 ০৮৮১) 201 1৮৮ ১) 12 

তোমাদের তোমরা বিশ্বাস এবং রসূলের ও আল্লাহর তোমরা বিশ্বাস না ঈমান 

৮৬৭ আমানতসমূহের ভঙ্গ করো (না) ভঙ্গকরো এনেছ 
০৫০৫৫০: পর্ব ৩০ 2424 / 
£22222 ০১৮৩৩ 1) 2 
22 জান তোমরা যখন 


৬ 

৫১ 

১৫৫৫ তোমাদেরকে প্রভাব প্রতিপত্তিহীন মনে করা হতো। তোমরা ভয় করছিলে যে, লোকেরা তোমাদের না 
{ নিশ্চিহ্ন 


DO 
22252 


০ 


টি 
$$ 
E 
2 
4 
ন 
G 
| 
4 
3 
< 


ND 
৫১৫১ 
$4 
ও 
YS 


8৯. এর অর্থ হচ্ছে- সেই সামগ্রিক ফেতনা যা মহামারীর ন্যায় ব্যাপক ধ্বস নিয়ে আসে যাতে মাত্র পাপী 
222 লোকেরা গ্রেফতার হয় না, বরং তারাও মারা পড়ে যারা সেই পাপী সমাজ- পরিবেশে বাস করাকে 
$$$ নিজেদের জন্য সহনীয় করে নেয়। ১০. নিজেদের “আমানত সমূহ’ বলতে সেই সমস্ত দায়িত্ব বুঝাচ্ছে, 
4 যা- কারুর প্রতি বিশ্বাস স্থাপন করে তাকে সোপর্দ করা হয় তা- সেগুলি প্রতিজ্ঞা পালনের দায়িত্ব হতে 
$$$ পারে, দলগত প্রতিশ্রুতি হতে পারে বা দলের গুপ্ত ব্যাপার হতে পারে বা ব্যাক্তিগত ও দলগত ধন-সম্পদ, 
৮ ১৫ বা কোন পদের দায়িতৃও হতে পারে যা কারো প্রতি আস্থা স্থাপন করে তাকে অর্পন করা হয়। 


৩৫ 
$ 

bo 
ARAL 


ORO nO nO nO nt 
2122 
(৫১৫ 
০০০০.৬ 
৬৪৬ 


৫১ 
দিতি, 
জজ 
CLS 


টি 
৫ 
টুর 


৫৫৯ 


৪ 
Om © nO 
০০ 
১ 


<) 
2 
১০৯০৫ 
৬৬৬৩ 
3৬ 


১ 
১) 


০-৫১- 

৫১ ৫4৮৫ 
OOOO 
SETS 


0 


৫১৫ 
৬৬৬৬ 
SOTO 
++ 


৫ 


5 255 ভা ডিল এ 


ও তোমাদের প্রকৃত তোমরা এবং 


৫ তোমাদের মে এবং  ন্যায়-অন্যায় তোমাদেরকে তিনি আল্লাহকে তোমরা -₹%৭৫ 
৫ হতে করবেন পার্থকোর কষ্টিপাথর দেবেন ভয়কর ২৬৫২ 
2292 ৮৮০৫] ১১2১) এ ৮৮ ৪৯ ১ i" বু 
(৮7৮ মহান অনুগহশীল আল্লাহ এবং তোমাদেরকে মাফ এবং তোমাদের ৭ 


পাপগুলো 


IE 5 ৮১১ 32 33d পাতি 7 5 2 A LLL ) 
2 91 ০৯৬ ১ ০৪৬ ৬১০০৪ ১ এ IS 
৮ তোমাকে তারা বা তোমাকে তারা কুফরী যারা তোর্মার বিরুদ্ধে (ম্মবরণকর) নি হু 

২ হত্যা করবে বন্দী করারজন্যে করেছে ষড়যন্ত্র করেছিল যখন কিউ] 


Pw 2৬ By dH 3 / স্ব 122 Ed ++ 
2০) 5 ৯20) FG 262 2 ৯৬৯৪০ তরি 


€ আল্লাহ এবং আল্লাহ কৌশল আর তারা ষড়যন্ত্র এবং তোমাকে তারা বা ২ 


পর্ণ ৩ 12, ৪১৫ $e 8 
516: | 22 
২৮. আর জেনে রেখো, তোমাদের মাল ও তোমাদের সন্তান প্রকৃত পক্ষে পরীক্ষার সাম্রী মাত্র। $88) 


আল্লাহর নিকট প্রতিফল দানের জন্য অনেক কিছুই রয়েছে। ক্বচ্কু-০৪ ২৯. হে ঈমানদান লোকেরা ৫ 
তোমরা যদি আল্লাহকে ভয় করে চলার নীতি অবলম্বন কর, তা হলে আল্লাহ তোমাদেরকে ন্যায় অন্যায় তি 
পার্থক্যের কষ্টিপাথর দান করবেন ১১, তোমাদের দোষ-ক্রটি তোমাদের হতে দূর করে দিবেন, আর ভিত 
তোমাদের অপরাধ মাফ করবেন। বস্তুতঃ আল্লাহ বড়ই অনুগ্রহশীল। ৩০. সেই সময়ও স্মরণীয়, যখন হত 
সত্যের অমান্যকারীরা তোমার বিরুদ্ধে নানা কৌশল চিন্তা করছিল যে, তোমাকে বন্দী করবে কিংবা 3০৫% 
হত্যা করবে, অথবা দেশ হতে নির্বাসিত করবে১২। তারা নিজেদের ষড়যন্ত্রের চাল চেলেছিল, আর হি 
£ আল্লাহ তাঁর নিজের চাল চেলেছিলেন; অবশ্যই আল্লাহর চাল সবচেয়ে বড়। $১৫ 


১১. কষ্টিপাথর সেই জিনিসকে বলে যা খাঁটি ও অর্থাটির পাথক্যকে সুস্পষ্ট করে। 'ফোরকান' -এর অর্থও 

তাই। এজন্য আমি 'ফোরকান' এর অনুবাদ করেছি কষ্টিপাথর। আল্লাহতা”আলার এরশাদের তাৎপর্য হচ্ছেঃ যদি 4 

৫ তুমি পৃথিবীতে আল্লাহকে তয় করে কাজ কর তবে আল্লাহতা'আলা তোমরা মধ্য সেই পার্থক্য করার বোধ $$ 

শক্ত সৃষ্টি করে দেবেন যা দিয়ে পদে পদে তুমি নিজেই এটা জানতে ও বুঝতে পারবে যে কোন কাজ সঠিক $$$ 
ও কোনটি ভুল, কোন পথ সত্য ও আল্লাহর দিকে গিয়েছে এবং কোন পথ মিথ্যা এবং শয়তানের সথেগে মিলিত $১ 


হয়েছে। ১২. এখানে সেই সময়ের কথা উল্লেখ করা হয়েছে যখন কোরেশদের দৃঢ় বিশ্বাস হয়েছিল যে তত 
মোহাম্মদ (সঃ)ও এবার মদীনায় চলে যাবেন | সেই সময়ে তারা নিজেদের মধ্যে করতে শুরু করে যে ৫ 
যদি এ ব্যক্তি মক্কা হতে সবে পড়ে তবে বিপদ আমাদের আয়ত্বের বাইরে চলে যাবে। সুতরাং তারা তার +%. 
সম্পর্কে শেষ সিদ্ধান্ত গ্রহণের জন্যে একটি বৈঠক আহ্বান করে কিভাবে এই বিপদাশংকা দূর করা যেতে পারে ওঁ 
{< সে বিষয়ে পারম্পরিক পরামর্শ করলো। £8! 


O 
$$ 
টং 
৬ 
EA 
42 
El 
bf 
চি 
৫ 
0 
2 
৮& 


১ 
১ 
১, 


২৩, 


₹ 


৫১৫ 
৫১৫ 
6১৯১ 
১ 

০০ 
১ 
6 


৫১ 
© 
৬ 

৫.৫ 


> 
টি, 
১ 

রি 
রি 
৫ 


0 


ক 

৯ < 
উড 

ী 


৫৫ র হ্য় 


৫৫৮৯৫ 5১৫৫2 দরের পর্ণ ও (4737 
০০৫ . 1৬৬ A 


৯১০১৫ রত 


৫ 
৫১ 
৯ 
Yo 
() 


ডু 
৫ 


ও এটা নয় এই মত আমরা অবশ্যই ( 
৫ (আয়াতগলোর) > 


১৫ 
4১৫৯৫ তর্চি ৮ PAE) A গলির তে A এপার্প ৩ এ পার্পা € 

৫১ ক পি এ ঞ ১ 
2221৩ | 2 ৮৩০ এ ৩৪৩ ১55৩ 
&-$%-% আযাবকে আমাদের অথবা আকাশ হতে পাথর আমাদের তবে 
উপর আন উপর বর্ষণকর 


৬৪ 


পা 2৩৬ পাপা রত ১৮৫ ৪ Aw ta ৫ 5১৫ 
22 ৮৮৪৯ এ ১61৯৪, ১1 LF ৩ ১০০ 
এবং তাদের মধ্যে তুমি যখন তাদেরকে আল্লাহ হয় না এবং অর্সত্ুদ 
£2 (উপস্থিত আছে) আযাব দিবেন (এমন যে) ‘ 

রর ৮2 PA পা ৪১১ পা তি (0৮ ৫ 
26958 ৮১ 2 ৯৪৬০৪ 201 0801 
কি এবং ক্ষমা চাচ্ছে তারা অথচ তাদেরকে আল্লাহ্‌ হয় না | 


পে ১৮০৮ 32 7 Sd 


4 2 7 
৩১৬৬০ পি এ )) | 

হতে (পথ) রোধ করছে তারা আর আল্লাহ তাদের আযাব যে তাদের 
(যখন তুমি নাই) দিবেন না জল্য { 
CON 2 te ৫.1 / পর্ণ 2 2/2, $৫ 
৮৪৩৩) 128 Le 3 sll ১ 2 


তার তত্বাবধায়ক তারা হল না অথচ হারাম মসজিদুল 


© 
ধ 
ক 
0 
৫ 


LY 
bt 

১ 
2 
() 
কী 
৫ 
LQ 


৩১, তাদেরকে যখন আমাদের আয়াত শোনান হত, তখন তারা বলত, “হ্যা, আমরা শুনেছি। আমরা ৫ 
ইচ্ছা করলে এরূপ কথা আমরাও বলতে পারি; এতো সেই পুরাতন কাহিনী যা পূর্ব হতেই লোকেরা বলে 


৫ 
$ 
১৫ 
টিং 
0 


এ 
৮ 
@ 

এ 


৫ 
৫ 
$ 


০ 
৫ 


১ 
$$$ আসছে”। ৩২. তারা যে কথা বলেছিল তাও স্বরণ আছে যে, “হে আমার রব এ যদি বাস্তবিকই সত্য (44৫ 
৬৬. ১১৫ 


$$? হয়ে থাকে, আর তোমার নিকট হতেই এসে থাকে, তবে আমাদের উপর আকাশ হতে পাথর বর্ষাও, ৫% 
৫-৫১ কিংবা কোন কঠিন পীড়াদায়ক আযাব আমাদের উপর নিয়ে আস।” ৩৩, খন তো আল্লাহ তাদের (৫ 
£$ উপর আযাব নাযিল করতে চাননি, যখন তুমি তাদের মধ্যে বর্তমান ছিলে। আর আল্লাহর এও নিয়ম নয় € 


ৃ 0) 
£$% যে, লোকেরা ক্ষমা চাইবে, আর আল্লাহ্‌ তাদের উপর আযাব দিবেন। ৩৪. কিন্তু এখন তিনি তাদের (249% 
৫৫9%" উপর আযাব নাযিল করবেন না কেন, যখন তারা মসজিদুল হারাম-এর পথ রোধ করছে? অথচ তারা এর ( 

৮ বৈধ ‘তত্বাবধায়ক’ নয়। 
১ j 


৫, 
৬ 
৬ 
(১১৯৫৯ 
2 


০০৩০, 
55৬৬৬৬ 
৬৯৬৬ 
১ ক ৫ 


৫ 
0 


$$ badd টা পারা-৯$ 
ee 22. 
৭ A 2900 LK পা তর ১৮৫৮৩ ৫ ~~ ৫ 
EX ৪ ! কি) ১০৯৮১ Ele CELA 2 $%$$ 
EE I সা 695 ORES) BUI OL BR 
(৫ না. তাদের অধিকাংশ কিন্তু (যারা, এছাড়া তার তন্তাবধায়ক প্রকৃতপক্ষে) $$$ 
ধু না 8:28: 
২১০০৫ 
ও , 2/2, / 3 2.৫ / CYL 
৩৬ রি 294৫ পাতা YA পর ্ঠর্া ওর কী 
OOOO ০ ্ৈ ৰ YX) 
সর 4 YL ভগ ও ৮৪৮০০ ০৪6৩ 3 ৪৫১৮৩ BR 
৫ শিস এছাড়া (কাবা) কাছে তাদের নয় এবং. জানে ৫2৫. 
"৫৫৫ দেওয়া ঘরের নামাজ তত 
2222: 733247, ১৪১০৯ 0/ / 1 রি 15 ১৫:65:2৫ 4 ৫. 
৫৯২৬৫ রি রি ৩ঞ) রঃ 
2 LS ৮১৩৩ ৮৫৪৯ এ তত: 
KIL তোমরা কুফরী করতেছিলে একারণে আযাবের তোমরা অতএব করতালি বাজান ও 40999 
2 যা স্বাদনাও $$$ 
একেক 2/7 2 ৮৫1 অশ্ব পর প 52525 1১4৫ ঢা ৫ $$$ 
২ oF 1১৬ 17 6858581১585 02৩6 ৫১ BS 
৫ রর $$ 
হতে বাধা দেওয়ার তাদের তারা খরচ কুফরী যারা নিশ্চয়ই “৫ 
OPO 
LLY মূ করে & 4 ই 322: 
হৈ দু ০০৫ ৯৫6 ০১৫৬ ৫1042৮৮4১4৭ 1 10৩১০ 4 
উপ ৯ ঞ Ui oe 
1427 MBP ৯ ৪৩ শাটল TS 
কু আফসোস তাদের হবে এরপর তা তারা অতঃপর আল্লাহর পথ তত, 
র্‌ $$ উপর খরচ করতে থাকবে $$$ 
১ ৫১ ৫১০ 2 ০৫ টি বা ১ ৫ LLL 


: CY ) ITA গিয়ার রর 7.2 
@ 55 48 রত > ঠা 
২0০3৮76৯31৮ 02৬৩) 2 ১৩৮৪ শি TIS 


এ তাদের একত্রিত জাহান্নামের দিকে কুফরী যারা এবং তাদের পড়াভুত এরপর 4144 
ভিউ করা হবে করেছে করা হবে 
৫১2 1222: ৮1৫ / 24 9৬1 ৫১৫ KKIYS 
৩১৮ ০ 2 53 5 জা এ) HS KE 
অপবিত্রতাকে রাখবেন ও পবিত্রতা হতে অপবিত্রতাকে আল্লাহ পৃথক করেন $$ 
(অর্থাৎ মুমিনদের) (অর্থাৎ কাফেরদেরকে) যেন +4৫ 

কিল 24122 

০৪০৫ (৮ ৪০০৯ 
অন্যের , উপর তার একে ) 
৫ 
তার বৈধ মুতাওয়াল্লী তো কেবল মুত্তাকী লোকেরা হতে পারে। কিন্তু অধিকাংশ লোক এই কথা 40২% 
জানেনা । ৩৫. আল্লাহর ঘরের নিকট তারা কি বা নামায পড়েঃ তার্রী তো শুধু শিসদেয় ও তালি y 
£৫৫ পিটায়। কাজেই এখন আযাবের স্বাদ গ্রহণ কর তোমাদের অস্বীকৃতি ও অমান্যের ফল স্বরূপ, যা “৫ 
£$$$ক তোমরা করছিলে। ৩৬. যে সব লোক পরম সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে, তারা নিজেদের $$$ 
OS ধন-সম্পদ আল্লাহর পথে বাধা সৃষ্টি করার কাজে ব্যয় করে, আরো ভবিষ্যতে খরচ করতে থাকবে। $৫৫ 
5 রঃ LLL 
৫ কিন্তু শেষ পর্যন্ত এই সব চেষ্টাই তাদের পক্ষে দুঃখ ও আফসোসের কারণ হবে। পরে তারা পরাজিতও "82% 
২ 0 হবে, আর পরে এই কাফেরদেরকে জাহান্নামের দিকে পরিবেষ্ঠিত করে নিয়ে যাওয়া হবে। ৩৭. ৫ 
৫ বস্তুতঃ আল্লাহ্‌ অপবিভ্রতা হতে পবিত্রতাকে বেছে নিয়ে আলাদা করবেন, এবং সব রকমের ৫ 
~~ ৫-৫১ অপবিত্রতাকে মিলিয়ে একত্রিত করবেন। ৫ 
7 SSS PLL 
8৬৯. 0.00 


শব্দার্থ কব-৩/১৩ = 


পারা-৯ 3 
৫ ৩ 
<> 
৯৪ % / ন ১১ 
G/L ৫৫ 
A A K § ১ 
আনফাল-৮ ০৭:৫৫ 2 
৪৮৬৬] সূরা < EX ৫ ow অতঃপর ৫ / 
[o LY নর (এ তা oe X 
222 Sl AS) il করবেন 204% 
& 5 তা অতঃপর তিনি জমা ৬৬, 
(4৫ % মধ্যে খবেন ৮১৪1০ | ৫ 
$22৫ মে ঃ 25 ৩০১০৭ HEE 
৮1৫৫ পাতি ৩৫) US (90১১ রত ক ০ 
(৫৫ তার 5). ৰণ ৩ ১০৯, ক্ষতিগ্ৰস্থ ৫ ; 
$$$ 420 1222৫ ৬১ |; ।কে বল 1? 
রি ডা) 29d -* 25) 162 রর কৃফরী (তাদের 2 
রঃ ও তারা বদি করেছে যারা VAL এ ৃ 
XX ) মাফকরে রর 5 2 Pd 2৩ / ৫৫ <> / 
0S '+ $ তাদেরকে বিরত হয় 294, ১1 এ রঃ 
(4 রি দেয়া হবে ১44 : oA ৬৮ 2 অতীত হয়েছে Al $5288 
999 < ১৫ > যদি কিন্তু $3 $40 
৩০ ৩ ৩৬ ১, 29 1 
34 2795, 2 3৬ 290 2 $ 
($432 অনুসৃত 2 (৬ ১ ৮৩ পূর্ববর্তীদের 23 
(72 রীতি P72, ৮ 5৫ ৯) এবং ৫ ৫০৫১ LY 
LOLS ESA (* তাদের সাথে ক্ষেত্রে) CS LLCS 
£228 CA 2 ০5 ৩ না যতক্ষণ বা লড়াইকর | 1) 151 
৫ ১৯ ফিতনা থাকে ১17 ৰ LAA wl! 2809 ) 
১2 প্রতিষ্ঠিত) এবং ফিত (বাকী) : এ) 2৫ ৩৮৬ ৮৮৬ 
চি হয় পা) ১৬ 1৫০1 ৬৯ সামযিক (44 
2 Se 0 wl DS অতঃপর আল্লাহরই ভাবে 144 
(10 2 শি তবে তারা যদি জন্যে 9) 41444 
ররর ৬ সে আল্লাহ ই বিরতহয় 225 2 © 9 28888 
es ৩ তারা কাজ বিষয়ে যা রা 5? 0 KC” ৩ খুব ৫4 
3 ) ক্র ছে Fd হ ০৫১৯৫ 
(0৮ ০7 1৫ 1১৮০৮ মুখ যদি এব দেখছেন শু 1 
( ৃ গেলো ।)৩ AN (৬) তবে ভাবা ৫৫৫ ?%$ 
( % রন তোমরা ফিরিয়েনেয় / 2. ৫222৫ 
ৃ jb আল্লাহ যে জেনে রাখ be ERE | 0 2 
হি যে 2517 3 I ক ডন $3338 
৮৬০ te ও অভিভাবক ৫৫৫ 
ৰ সাহায্যকারী কত 2 
KENSAL 
হবে ক্ষতি 8 
চেক £ এই লোকেরাই বঁ যা কিছু 1 
৫ 07১782৮৮৮75 1 
ৃ জমা করে এখনো যদি তারা ফিরে ণ করেই চলতে থাকে, হত ) 
€ $$ পরে তাদের এই কাফেরদের বল, বর সেই নীতি অনুসর হে ঈমানদার ++ 
(৫ বসব ৩৮. হে নবী, হবে। কিন্তু তারা যদি ্‌ ভ্ঞানা আছে। ৩৯, a দ্বীন 15 
) র দেয়া তা সকলেরই হয়ে যায় এবং 444৫ 
৮৬৬ 9115 পরিণতি হয়েছে, মস্ত ফেতনা খতম র 441 
? হয়েছে র যে পা শেষ, পযন্ত ॥ তবে তাদের ৫22৩ 
$$ তবে অতীত জাতিসমূহের সাথে লড়াই কর, যেন যদি ফেতনা হতে বিরত থাকে তোমাদের $$$ 
৮৬৯৮৬ ই কাফেরদের পরে তার! রাখ আল্লাহই 
0.000 লোকেরা, এ হয়ে যায়। তবে জেনে 
$$ আল্লাহরই জন্য হযে রা যদি না-ই মানে 
৫ ৫ পুরাপুরিভাবে ৪০. আর তারা 
কিং (৫ াল্লাহই দেখবেন। [হায্যকারী Il 
ধু ১; আমল তিনিই সবোত্তম 
£ সৰ্বোত্তম অভিভাবক; 
47 
রর 
2 
৫ ? 
$9 
2222 


RAH 


4) 3+ ১2০ 


ও ইয়াতীমদের ও 


উপর 
“বে 


~~ 


(বদরের যুদ্ধে) 


2 
De 


ও ol 


Ed 
উপত্যকার তোমবা 


বানিজ্য কাফেলা 


৬৯) G5 


ৃ ১৩. এখানে সেই যুদ্ধ-লন্ধ ধন বন্টনের বিধি জানানো হয়েছে। তাষণের সুচনাতে বলা হয়েছিল যে- 


১৫৫ রসূলের। এখন সেই সিদ্ধান্ত বর্ণনা করা হয়েছে। ১৪. অর্থাৎ সেই সহায়তা-সাহায্য যার বদৌলতে 
(৫ তোমরা বিজয় লাভ করতে পেরেছ এবং যার বদৌলতে তোমাদের এই মালে-গণীমত লাভ হয়েছে। 


(তার) নিকট জন্যে 
আত্মীয়দের 


2 ৮) 
৬৯৮০ ৩ 
পথিকদের 


তোমরা ঈমান যদি 


তি 2৫ ১2 + নর A ১৮. 
৬ 


খে 92 রে 24%, এ 114 
১], ৪১৪ ৮৬৬ ০৮ ৩৬ 


(শ্বরণকর) ক্ষমতাবান কিছুরই সব উপর 


ৃ রি পরা (ছিলে) যখন A 
2 পর্ণ পা 22 2 72 
22৮০৫ ৫ IFN 3 Cra 8৩৩ 


তোমাদের নিন্মভুমিতে উষ্থারোহীদল এবং 


পক ১১৩ ৫ 

৯) (৮৩৬1 
(যুদ্ধ) নিধারণের ব্যাপারে তোমরা অবশ্যই তোমরা পরষ্পরে 
মতভেদ করতে [ুদ্ধ)নির্ধারণকরতে 


৮? ৪১. আর তোমরা জেনে রাখ যে, তোমরা যে গণীমতের মাল লাভ করেছ ১৩ তার এক-পঞ্চম অংশ 
আল্লাহ, তাঁর রসূল এবং আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন ও পথিক-মুসাফিরদের জন্য নির্দিষ্ট; যদি 
) তোমরা ঈমান এনে থাক আল্লাহর প্রতি, আর সেই জিনিসের প্রতি যা ফয়সালার দিন -অর্থাৎ উভয় 
রি সৈন্যবাহিনীর সম্মুখ-যুদ্ধের দিন আমরা আমাদের বান্দার প্রতি নাযিল করেছিলাম ১৯৪ (তাই এই অংশ 
) খুশীর সংগে আদায় কর।) আল্লাহ সব জিনিসের উপর ক্ষমতাবান। ৪২. ম্মরণকর সেই সময়, যখন 
? তোমরা প্রান্তরের এই দিকে ছিলে। আর তারা অপর দিকে শিবির রচনা করেছিল, এবং কাফেলা 
তোমাদের নিন্স্থলে তীরের দিকে অবস্থিত ছিল। যদি পূর্ব হতেই তোমাদের ও তাদের মধ্য প্রত্যক্ষ 
যুদ্ধ অবধারিত হয়ে থাকত, তাহলে এই সময় তোমরা অবশ্যই পাশ কাটিয়ে চলে যেতে। 


$$$ সূরা আনফাল-৮ ৯৬ পারা-১০২%% 
16৬8৯, তু 
৮৬৬ 2 0-৫৫: 
$৫৫১ 24 < Es রনী শা প্রাঃ ee 21 5৬ পে ৯ বর্ণ > ৫1৫ 8 
2 
(4 হযে ধ্বংসহয়ে ঘটার (যুদ্ধে (যা) একটা আল্লাহ ফয়সালা কিন্তু রর 
ধৃত কেউ যায়যেন সমবেত করান) ছিল বিষয়ে করার জন্যে ৩ 
৮, ৫১৫১৬ ১৫ 
১৬৬৬৬ রানে A OAL EL ৩৩১৫৫ শিউর OA পার 
১৯০১০০০০১১৫ ডু ২১৯০৩ 
৫2৫ 5 b এস শা ২৯০৮ (৪৮ ৬ ৬১০৩ ৪১১৮ (৩) 9৮ 25. 
ক AM রবে টাক, 
???%?% ও সুস্পষ্ট ভিত্তিতে জীবিত যে জীবিত ও সুস্পষ্ট ভিত্তিতে ধ্বংস 393% 
5৬৬ কেউ ৫. 
On © nO nO mC ১১৫১ 
রর রা 
৫৫৮৫৭ ৩১৬ (শি এটি এটি এটি 2 9 Bs wd Aw ০০ 
১৫ 2) ] ~~ } ১ | ৫) 50৮ Rat 50) | ww || ৫৫১ 
৬৬৬ “7 ডিন .. জেল পা এ ees 
০, CQ 
$৫৫৫4 মধ্যে আল্লাহ তাদেরকে তোমাকে যখন সবকিছুই অবশ্যই আল্লাহ নিশ্চয়ই 44 
1445 দেখান জানেন সবকিছু শুনেন $404 
OHO A wo €% ২: OO EO 
27452 221 35 4s 37 রা ৮৫ ১৯১৫ ৬০1৫০ II 
৬৪৬৬৬ ১) 8 ৬ ক 
কক রা জা ্ রা 2 
৫৫৮ ও তোমরা অবশ্যই অধিক তাদেরকে তোমাকে যদি এবং স্বল্প তোমার স্বপ্রের 2৫. 
তত ¢ সাহস হারাতে (সংখ্যক) দেখাতেন (সংখ্যক) (1৫2 
২০, 


৫৫ 
১৩১) 

৫৫১৯৩ 

৮৬৬, 
CAO) 

১১ 


উজ ্ > ১1৫৮4 পি পা পাঠ < / ৯৫ e 2০ ৩প পর্ণ 
৫১৩১৫ ঠ [] © ৯ 
88S eb এ sw Bl 65 2 ৮০ ও ০ 

8 খুব নিশ্চয়ই রক্ষা করেছিলেন আল্লাহ্‌ কিন্তু কাজের ব্যাপারে তোমরা অবশ্যই 
জানেন তিনি তা থেকে) (অর্থাৎ যুদ্ধের) বিবাদ করতে 


OO nS nO 
OOOO 
COLTS 
৫১৫৫১ 
কিউ 
রত 


$৫ 


১ 


৬০ 

৬৬ ৬ 
৬ 
£ 

ঃ 
XA 
ক: 
১ 


১ 
৫ 
< 


ু 
৩-০ 


be 
এ, 


৫ 8 
রত কন্তু যা কিছু ঘটেছে, তা এ জন্য যে, আল্লাহ্‌ যে বিষয়ের ফয়সালা করেছিলেন তা তিনি প্রকাশ $$$ 
ৃ করবেন 0 
2 রঃ -ই, যেন যাকে ধ্বংস হতে হবে সে যেন স্পষ্ট যুক্তির আলোকে ধ্বংস হয়, আর যাকে জীবিত 14 

রর 


থাকতে হবে, সেও যেন স্পষ্ট যুক্তির ভিত্তিতে জীবিত থাকে ১৪-ক)। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শুনেন ee 


ও সবকিছু জানেন | ৪৩. আর স্বরণ কর সেই সময়ের কথা হে নবী, যখন আল্লাহ তোমাকে স্বপ্নে 229 
তাদেরকে অল্প সংখ্যক দেখালেন, ১৫ তিনি যদি তোমাকে তাদের সংখ্য অধিক দেখাতেন তা হলে 2 
তোমরা অবশ্যই সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধের ব্যাপারে ঝগড়া শুরু করে দিতে। কিন্তু আল্লাহই 888 
তা হতে তোমাদের রক্ষা করেছেন। নিঃসন্দেহে তিনি মনের অবস্থা ভালভাবে জানেন। $$$ 


১৪. ক) অর্থাৎ যে জীবিত থাকল, তার জীবিত থাকারই হক ছিল। আর যে ধ্বংস হল সে ধ্বংস $2৯৫ 


৫১৫ 
থেকে চলে যাচ্ছিলেন বা পথে কোন স্থানে ছিলেন; এবং কাফেরদের সেনা সংখ্যা প্রকৃত কত ছিল তা হরি 
এটি a 
সঠিক জানা যায়নি। এ সময়ে হুযুর (সঃ স্বপ্নে এ সৈন্যদলকে দেখেছিলেন এবং যে দৃশ্য তাঁর সামনে $+ 


=) 
উপস্থিত করা হয়েছিল তা থেকে তিনি অনুমান করে নিয়েছিলেন যে, শত্রু সংখ্যা খুব কিছু রেশী হবে 08 
: ৬ 
না। ৯০৫১৯ 


0 
ও 
৮$ 
চি 
১ 


১০৫ 
৫ 


৯৭ -১০ 9 
854৫ ৮৫১12 PULP TY ১৪১০1 > 2 রর 
5 ৯ AC হ 

3285 225 EEG সিল) 3) 8৯৯ 5৮ এ 
$$এবং স্ব্প তোমাদের চোখে তোমরা মুখোমুখী যখন তাদেরকে তোমাদেরকে 'স্বরণকর) এবং 

y ETT হয়েছিলে দেখালেন যখন 

YX ad AD LLANE ১৫54 2 ও LP at পর্বত A 
0000! ৮৯৭ 5 2৮5 (০ রে ৬ কটি রি > ৩ 

1? 2 ৩৬. 17০ ০১১1 শক ৪ ও পা শি 
তত এবং ঘটার (যা) একটি আল্লাহ উল তাদের চোখে তোমাদেরকে 
ডে ছিল কাজ স্বল্পকরে দেখালেন 
8 ) 328 > 1% 1221 টন ৩ ৮: চপ ১, A 

তু শি ত 1০০ 15 ০ ৰ 1287 চু > 2) এ 
৮ তোমরা যখন ঈমান যারা ওহে সব ব্যাপার প্রতাবর্তিত আল্লাহরই দিকে এ 
৫ £মুকাবিলা কর এনেছ হয 
৮448 রঃ রর Y 
১০১৬১, KD) 
রি 
8 ৮ 254 পর্ণ 

৪৪৬ (4 
ৃ 2 ECL ৯১0৩ 2০৮5০ 5 20)1 1545 2 বৃ 
2997+ ও তোমরা তাহলে তোমরা না এবং তীর ও আল্লাহর তোমরা এবং 
1৫ 
ডিভি, LA LLC ১ ৩৪৫ ১্পিঠত পপ হত 
76 ০) Fe ৭০১) OL ৮১১৮০ এ ০৪) BUS 
CODE 

তত a আল্লাহ্‌ নিশ্চয়ই তোমরা এবং ত্যেমাদের চলে যাবে 

4 (থাকেন) সবরকর শক্তি 


$488. আরো স্বরণ কর, 8১১51781777 
8 {সংখ্যক দেখালেন এবং তাদের চোখে তোমাদেরকে কম দেখালেন, যেন যা অবধারিত তা প্রকাশ হতে 
পারে । আর শেষ পর্যন্ত সমস্ত ব্যাপার আল্লাহর দিকে প্রত্যবর্তিত হয়। কবুঃ-৩৬ ৪৫. লা 
লোকের , কোন বাহিনীর সাথে যখন তোমাদের প্রত্যক্ষ মুকাবিলা হয়, তখন যেন দৃঢ়তার সাথে দাঁড়িয়ে 
ধিক এব আলাহকে বেনী বেশী শরণ কর জা আছে যে, তোমরা সাফল্য লাভ করতে পারবে। ৪৬, 
[আর আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য কর এবং পরস্পরে ঝগড়া-বিবাদ করোনা। অন্যথায় তোমাদের 
3 মধ্য সূরধলতার সৃষ্টির হবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। ধৈর্যের সাথে সব কাজ আন্জাম 
হে (দিবে ৯৬। নিশ্চিতই আল্লাহ্‌ ধৈর্যশীলদের সংগে রয়েছেন। 


£১৬, অৰ্থাৎ নিজেদের আবেগ ও বাসনা-কামনাকে সংযত করে রাখো । তাড়াহুড়া, বিহবলতা, সন্ত্স্ততা, নিরাশ, 


৮৫লোভ ও অসমীচীন উদ্দীপনা ও আবেগ থেকে বীচো। ঠান্ডা হৃদযে ও বিচার-বিবেচনাসহ সিদ্ধান্ত করার শক্তি 
নিয়ে কাজ কর। আপদ্‌-বিপদ সামনে এলে তোমাদের যেন পদস্থলন না হয়। উত্তেজনার দুহর্ত সামনে এলে 
ক্রোধের প্রকোপে কোন অনুচিত কাজ যেন তোমার দিযে না ঘটে। দুঃখ-মুসিবৃতর আক্রমণ হোক, আর 
অবস্থার অবনতি ঘটুক- অস্থিরতা দিয়ে তোমার বোধ ও অনুভূতি যেন বিক্ষিপ্-বিত্ান্ত না হয়। উদ্দেশ্য সাধন 
Kl রর উদ্দীপনায় আবুল হয়ে কিংবা কোন অর্ধপক্ধ তদবিরকে আপত দৃষ্টিতে কার্যকরী দেখে তোমার সংকল্প 
1294 2555 


জে 


বে-এখতিয়ার তুমি তার ' 
দিকে আকর্হিত হয়ে চলে যাও এ সমস্ত অৰ্থ ও তাৎপৰ্য মাত একটি শব্দ TO SE 
৫% আল্লাহ তা'আলা বলেন, যারা এসব দিক দিয়ে সাবের (ধৈর্যশীল আমার সাহায্য তারাই ল্যভ করবে |. 


6৯৬ 
৬ 
উড 

io 


তত 
$2 


> 

৫ 

৫৫ 

৫ 
কির 


8৭৫৮৫ হু 
রত সূরা আনফাল-৮ ৯৮ পারা ১০ ১ $$ হা 
১৫১৫৫ 325 Ad 
e000 TAA ৰ | £ 29 রে ~ 
ORO nC nO nO, (৩5 ১ 
1195 ৪2৯৪৯ ৩৮ 1১৯ ৪1৮৮৩ ৮ 53 
৫ দম্তভরে তাদের ঘরগুলো থেকে বেরহয়েছিল ৫) তোমরা না এ 
উকি রা. ় 
হি ৩২৫ ৬ 71777 না Ll TZ ৫) £882! 
0) কি KD ₹ রি ক পণ SLL 
8888: 4D 2৮9০০ on ৩৮ ৩১৬৮০ 2 ০৮৯৮ + ত) 5; ক 
৫. আল্লাহ এবং আল্লাহর পথ হতে তারা বাধাদেয় ও লোকদের দেখানোর ও 3 
তত eee 
SELLE 2 0০? 2237 AL ১৮১৮ রক 
পি OED ৪08১১) 2 ৪ ৩2 
$$: শয়তান তাদের চাকচিক্যময় যখন এবং পরিবেষ্টন তারা কাজ এ 1 
$1%2 জন্যে করেছিল করে আছেন করছে উড 
+++ ৫ 4৮1 6৩1৫ NOG 724 3393 
5 ll 05 ADT ০৬ YON ৮ $88 
$$" এবং লোকদের মধ্যকার আজ তোমাদের বিজয়ী না বলেছিল এবং তাদের হ 
(4 কেউ উপর হবে কাজগুলোকে ১% 8 রি 
1 ১০৫ Ne ৫৫ ৫5 ঠা উজ 
7: র্‌ 
(58৬৬ SS ৬৩ ভগ CB IE 32 
$$%%৮ দুগোড়ালীর উপর সে সরে দু'দল পরমপরে অতঃপর তোমাদের প্রতিবেশী নিশ্চয়ই ৯৫৫ 
»৫১৫৫৫% ১.৫ 
11? (অর্থাৎ পিছন দিকে) পড়ল সম্মুখিন হল যখন ৮২৫ 
৬৬ পর্ণ ৩ পার্টি তে 1 2 ঠেলা ৩ 2% ANE LLL 
৩১৮ ৯) ৩ ৬) 3 2 sx 3১ ০ উড 
তোমারা না যা দেখছি নিশ্চয়ই তোমাদের দায়িত্বমুক্ত নিশ্চয়ই বলল জিত 
দেখতে পাচ্ছ (ফেরেশতাদের) আমি থেকে আমি তত 
E 27 পু হি বে 
৫) ১5৮ ৩৪১৪ 2) £ » 4 চি LL 
১ 
দন্ডদানে কঠোর আল্লাহ্‌ এবং আল্লাহকে ভয়করি বর 
শু 
৪৭. ইউ উউ উর উইক যারা নিজেদের ঘর হতে গৌরব-অহংকারের ১২ 


ধ? 
সাথে ও অপর লোকদেরকে নিজেদের শান-শওকাত দেখাতে দেখাতে বের হয়, যাদের আচরণই এই » $$$ 
৫১ bl 
হয় যে, তারা আল্লাহর পথ হতে (লোকদের) বিরত রাখে। বস্তুতঃ তারা যা কিছু করে তা আল্লাহর 55 
৮ পাকড়াও হতে রক্ষা পেতে পারবে না! ৪৮. মনে কর সেই সময়ের কথা, যখন শয়তান সেই লোকদের হত 
৯, 


কার্যক্রমকে তাদের দৃষ্টিতে খুবই চাকচিক্যময় করে দেখিয়েছিল। এবং তাদেরকে বলেছিল যে আজ $$$ 
৫ 
€€" তোমাদের উপর কেউ বিজয়ী হতে পারেনা, আরও (বলেছিল যে,) আমি তোমাদের সংগে রয়েছি। 


28:68:86 
OOS 


৮০৮ 


LLL CO) ০ 
LALA 0% 
2115? কিন্তু উভয় বাহিনীর মধ্যে যখন প্রত্যক্ষ সংগ্রাম হল, তখন সে পিছনের দিকে ফিরে গেল। আর বলতে $$ 
১৫৫ এ ২৯৫ 
4414 লাগল যে, তোমাদের সাথে আমার কোনই সম্পর্ক নেই। আমি তা সবই দেখতে পাচ্ছি, যা তোমরা ১৫ 
৫১৫ ৫১৫১০ 
২4৫৮ দেখতে পাওনা। আমি আল্লাহকে ভয় করি, বস্তুতঃ আল্লাহ বড় কঠিন শান্তি দাতা। ৫ 
22. ৭ 
$% এ $$ 
CLL 7 ৫৯০৫১ 


0 

ব্‌ 
ঞ: 
ু 


0 
৫ 
jo 
PS 
A 
চর 
3 
be ur 
০ 
0S 
রর 


09000000 
ৰ 


১ 
0 
তি 


> 


চিঠি, 
2 
৬৫৯ 


সপ 


৫ 
তিতির 
বু 


৫১ 
৮৫ 
@ 

০ 


১ 
৫ 
১৫০ 

4৫৫ 


ছি 


করেছে যারা করে 


£১ ১2 / AME PTAA CT ১৮ 
1৮১১ 2 ০৮৪ 0১ 3 ৫১৯৯১ ৩:৮০ 
€ তোমরা এবং তাদের পৃষ্টগুলোতে ও তাদের তারা আঘাত 


স্বাদ নাও (বলে) | মুখমন্ডলগুলোতে করে 
rd 


dA 2H? 4d ৩ পার ক্র At ৮৫3 A 
[এ 7৬৬৫ ELS ৩ OLA IE 
: টা দহনের শাস্তির 


পর সা 
2 
> 


XD 


হে 
> 
2 


< 


৫০৯ 
oe: 
22 


০ 
ELS 
© gy 
১৫৫ 
oD 
জে 
১ 


৫ তোমাদের আগে একারণে এ ৫ 

$$$ হাতগুলো $ 

2? রঃ 

ke CLL CL 

ee 4 

৬ 

৫৮ 

ee: 

(কহবুু-৭, ৪৯, যখন মুনাফিক এবং যাদের দিলে রোগ বর্তমান ছিল তারা বলতেছিল যে, এই 

: 20 লোকদেরকে তো এদের দ্বীন ধোকায় নিমজ্জিত করে রেখেছে ১৭, অথচ কেউ যদি আল্লাহর উপর ভরসা 

$$$ করে তা হলে তিনি বড়ই শক্তিমান ও সকল বিষয়ে সুক্ষজ্ঞানী। ৫০. তোমরা যদি সেই অবস্থা দেখতে 

2 পেতে যখন ফেরেশতারা নিহত কাফেরদের রূহ কবয্‌ করছিল! তারা তাদের মুখমন্ডল ও দেহের 

€ তর পশ্চাতে আঘাত মারতেছিল এবং বলতেছিলঃ “লও এখন আগুনে জবার শাস্তি ভোগ কর।” ৫১, এ সেই 

(শাস্তি, যার আয়োজন তোমাদের হাতসমূহ পূর্বাহ্নেই করে রেখেছে, নতুবা আল্লাহ তো তাঁর বান্দাদের $$ 

১৯৫৫৭ 

১ $$ প্রতি যুলুমকারী নন।” $ $$ 

৫৫+ ls হর 

৫ ECE 

{$$$ ১৭, অর্থাৎ মদীনার মোনাফেকরা এবং সেসব লোক যারা দুনিয়া-পরস্থি ও আল্লাহর প্রতি গাফিলতির ধর 

৫১ 7 

$$$ ব্যাধিতে ভুগছে, যখন দেখালো যে মুসলমানদের সহায়-সম্পদহীন মুষ্টিমেয় কিছু লোকের একটি দল 88828 
$$$ কোরেশদের মত জবরদস্ত শক্তির সংগে টক্কর দিতে চলেছে তখন তারা নিজেদের মধ্যে পরম্পরে (2 
ক | ডে 
তং বলাবলি করতো যে এরা নিজেদের দ্বীনী উৎসাহ-উদ্দীপনায় পাগল হয়ে গিয়েছে। এই সংঘর্ষে তাদের 2৫ 

£৫ ধ্বংস সুনিশ্চিত। কিন্তু এই নবী তাদের উপর এমন কিছু যাদুমন্ত্র ফুঁকে দিয়েছে যে তাদের.বুদ্ধি-সুদ্ধি হি S 
$$ বিকৃত হয়ে গিয়েছে। তারা চোখে দেখেও এই মৃত্যুর মুখে দৌড়ে চলেছে। $$ ৃ 

LES ৮৬৫৬ 

ৃ ১৪৮৯৬% 
রর | 0 


aS nC aS nono 


আনফাল-৮ = 
£2৫ Sl পারা-১০ 


j ; Le 3/30 1. 5 ৮৩ 
8288 ed ‘gs 04 পে 5 5 পা স্তার্ড 
: (১ রি হর (ছিল) দের আচারণ 
9 BPP Awd, 


8 2/4 হি বোট মাল 
EEG Bt $)৮৮%৮৩ এ) oh EG dh 28 
2 শক্তিশালী আল্লাহ নিশ্চয়ই .তাদের পাপ: আল্লাহ তাদেরকে তাই আল্লাহর নিদর্শন 


রঃ চা ধরেছিলেন উর সাথে 
ৃ রা 
রঃ ৬৫ 7 ঞ 6 ৬১ 9941 ৩৩ 
ছিলেন না আল্লাহ এজন্যে এটা পশদানে রি 
যে 


ro রা tt TA ৫পার্তি ৫2৮৩৬ 
রর ৬৪ 2% ৩ ১ হস 


> 


১ 
১ 


2:3 
৫১ 


৫ 
৫ 


রি 
১৫ 


৫১৩১ 
৬ 
৫ 


৬ 
CO) 


১৭ 
৫ 
৫ 
৫4৫৬ 


৫ 


রান ৩ * ১৮ ৩ ্ 2 


> 
0.6 
2 
৫৫ 


৫৫৮ 
০ 


৫ 
১ 


৫১ 
$ 
৫ 


৫৯ 
৮$ 
৬৬ 


3: 
<) 


০ 
উঃ 
৫ 


টু 5 ৫ ৫ 0 % 0 
€ 0578 ০৪ 88: 
যুলমকারী তারাছিল সবাই $৫৫ 


NO 
৪ 
১ 


১ 
৮ 
৫ 

৫ 


% ৫২. এই ব্যাপারটি তাদের সাথে তেমনিভাবে করা হয়েছে, যেমন করে ফিরাউনের লোকজন ও 
& তাদের পূর্ববর্তী অন্যান্য লোকদের সাথে ঘটে এসেছে। তা এই যে, তারা আল্লাহর আয়াতসমূহ মেনে 


৫ 
উী, 
টি 


এ 

0 
() 

৫৫ 


{ নিতে অস্বীকার করেছে, আর আল্লাহ তাদের গুনাহের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। নিশ্চয়ই $$$ 
{ আল্লাহতা'আলা শক্তিশালী এবং কঠিন শাস্তি দাতা। ৫৩. এ আল্লাহতা’আলার নিয়ম অনুযায়ী হয়েছে রং 
{ যে আল্লাহতা'আলার কোন নিয়ামতকে- যা তিনি কোন লোক-সমষ্টিকে দান করেন- ততক্ষণ পর্যন্ত $৫৫ 
পরিবর্তন করেন না, যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজেকে বা নিজেদের কর্মনীতিকে পরিবর্তন করে না +$%€ 
{ দেয়। নিঃসন্দেহে আল্লাহ্‌ সবকিছু শুনেন ও জানেন! ৫৪. ফিরাউনের লোকজন ও তাদের পূর্ববর্তী $$ 


৫১ 
৫ 


১ 


& জাতিসমূহের সাথে যা কিছু ঘটেছে তা সব এই মূলনীতি অনুযায়ীই ছিল। তারা তাদের রবের 
£ আযাতসমূহকে মিথ্যা মনে করে অমান্য করেছে, তখন আমরা তাদের গুনাহের প্রতিফল হিসাবে 
{ তাদেরকে ধ্বংস করেছি এবং ফিরাউনী বাহিনীকে ডুবিয়ে দিয়েছি। এরা সকলে যালেম লোক ছিল। 


১৫ 
১, 
৩ 


> 


২১ 
৬ 
SOS 


৫১ 
¢ 


৯ 


সূরা আনফাল-৮ ১০১ পারা-১০ £ 


ণ 


LES AL 235% 33% 72. ৬ 72 তপন SSE 
£88: ) ৯.৫+ ls & | 250 ৬৩৮ ১৩১ টি ৩)? 2 


$ 

৫৫ 
৫ 

৬ 


ক তারা করেছে (মধ্যে তারাই) L 
x 8 224541৫১2১৫ £2 552 222) 4204 & ৫১৫ 2+ 1 
22 ১৬৪৮ Oaks শি FS ৮৬৪৪ 2) © UTE হু 
৮. তাদের তারা ভঙ্গকরে এরপর তাদের তুমি সন্ধি যাদের ঈমান আনে 124494 
৫ ( নে > 9৭১৭ 
১$ সন্ধিচুক্তি মধ্যহতে চুক্তিকরেছে (সাথে) 2৩৩. 
৮৬৫ ১5৫64224110 4৫1৫ 4১2৫৫ ৫১৪ 5 0.60.00: 
ডি soe 26 ৩০ id ৫১০৫৫ ৩ ৩৬ ১৫ ৫ 
পি ৮ ৪১৮৮৩ ৩১৯৩ *) 58৮০ BC RIS 
00:৫ ন % ৬৬৬৬৬ 
$$$ মধ্যে তাদের তোমরা এক্ষেত্রে ভয়করে না তারা এবং বারে প্রত্যেক 15? 
$$ আয়তে পাও যদি 2 
৫ রা ৮ 40৮৫6 12 Pd ৫ SLY LLY 
12 toner IAA 318424 ৯2 2. ০৬৫৫৫ 2/2 ৪৬৬৬ 
EE 2663 ped UE ৩০১০ ০০ TEE 
> 
যদি এবং শিক্ষার্হহণকরে তারা যাতে তাদের পিছনে যারা তাদেরকে তাহলে যুদ্ধের }৫৫$৫$৫ 
(আছে) বিধ্বস্ত কর CRSP LY 
PATA চি | 2 6214 চটি / Le 3 Aad de ৫৫. 
2 ১৬ ৪৯৮ ৬ ৬ 2 ntl eae 9 
১৮556 ৯৪৪ ৬ ৩ গত ৬ ৬5 48 
একই ভাবে তাদেরকে দিকে তবে বিশ্বাসভঙ্গের কোন হতে তোমরা 143434 
(তাদের সন্ধিচুক্তি) নিক্ষেপকর জাতি আশঙ্কাকর ১৫৫৫৫ 


৮5. পর্ণ ৫5 ও পাঠ ৫ ূ POLY 
8০৮৬] এ9% 5 4h ৫১ RSS 
বিয়ানতকারীকে ভালবাসেন না আল্লাহ নিশ্চয়ই | 


৫৫. নিশ্চয়ই আল্লাহতাআলার নিকট যমীনের বুকে বিচরণশীল জন্তু-প্রাণীর মধ্যে নিকৃষ্টতম হচ্ছে সেই £ 
সব লোক যারা মহাসত্যকে মেনে নিতে অস্বীকার করেছে; পরে তারা কোন প্রকারেই তা কবুল করতে £%€ 
প্রত্তুত হয় নি; ৫৬. (বিশেষ করে) তাদের মধ্যে সেই লোকেরা যাদের সাথে তুমি সন্ধি-চুক্তি করেছ, $$$ 
পরে তারা প্রত্যেকটি সুযোগেই তা ভঙ্গ করে এবং আল্লাহকে এক বিন্দু তয় করেনা ১৮। ৫৭. অতএব | 
এই লোকদেরকে যদি তোমরা যুদ্ধের ময়দানে আয়ত্তে পাও, তাহলে তাদের এমনভাবে বিধ্বস্ত করবে { 
যে, অপর যেসব লোক তাদের মত আচরণ গ্রহণ করবে, তাদের চেতনা জাগ্রত হয় ১৯। আশা করা ++ 
যায় যে, ওয়াদা ভঙ্গকারীদের এই পরিণতি দেখে তারা শিক্ষা গ্রহণ করবে। ৫৮. আর যদি কখনো ৮+++%% 
কোন জাত্রি পক্ষ হতে তোমরা ওয়াদা ভংগের ভয় পাও তবে তাদের ওয়াদা চূক্তিকে প্রকাশ্যজাবে চ$৫$$$$ 
তাদের সামনে নিক্ষেপ কর২০; আল্লাহ নিশ্চয়ই ওয়াদাভঙ্গকারীদের পছন্দ করেন না। 


১ 
ডি 


১ 
৫১৫১-৫০-৫০ 
৬৬৬৬৬ 


০ 


টং Oa, 
0.0.00 


(2 
০, 


১৪৮, 


YS 


() 
০, 
bl 
চি 


& 


-___লরহ্্বার্ললীলজললললললল্্রবলুাই লুট 
১৮. এখানে বিশেষ করে.ইয়াহুদীদের প্রতি ইংগিত করা হয়েছে, তাদের সঙ্গে নবী করীমে (সঃ) চুক্তি ৮ 


এ 228 
৫2% ছিল। কিন্তু তা সত্তেও তারা তার ও মুসলমানদের বিরুদ্ধতায় তৎপর ছিল। বদর যুদ্দের অব্যবহিত 42 
$ পরেই তারা কোরেশদেরকে উত্তেজিত করতে শুরু করে। ১৯. অর্থাৎ যদি কোন জাতির সঙ্গে }$ L$ 
6% আমাদের সন্ধিচুক্তি থাকে এবং তারা যদি নিজেদের চুক্তিমত দায়িত্ব অগ্রাহ্য করে আমাদের বিরুদ্ধে ১৫৫৫৫৬৩ 
9 15 
৫% কোন যুদ্ধে অহশগহণ করে তবে আমরাও চুক্তির নৈতিক দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবো; এবং তাদের [৫ 


রে 
গড 
6 
৫ 


১ সংগে যুদ্ধ করা আমাদের হক হবে। তা ছাড়া যদি কোন কওমের সঙ্গে আমাদের যুদ্ধের সময় আমার! 9৫৫ 
দেখি যে আমাদের সংগে সন্ধি-চুক্তিবদ্ধ কোন, কওমের লোকেরাও শত্রু পক্ষে যুদ্ধে যোগদান করেছে ১০৫৫৫৫ 


৫ 
0 
bt 
৫ 
৫ 
ও 


৫? তবে আমরা তাদের হত্যা করতে ও তাদের সংগে শত্রুর যোগ্য ব্যবহার করতে কখনো কোন কুষ্ঠা 4 
$৫$ বোধ করবো না। ২০. অর্থাৎ তাদের পরিফারন্ধপে জানিয়ে দাও যে আমাদের ও তোমাদের মধ্যে ৯৭$$$ 
৫ কোন চুক্তি আর বাকী নেই। কেননা তোমরা প্রতিশ্রুতি ভংগ করেছো । ৫৫:৫ $৫ 


&& 
৯ 
ক. 
৫ 
SS 
এ 


১৩ 


৫, 
0 


শব্দার্থ কর-৩/১৪-_- 


০ 


6১৫১ 
8% 
৫ 


০, 
$$ 
টি, 
৫$$ 
তত 

৪৪৪ 


২ 


হু সূরা আনফাল- ৮ পারা-১০১%%+ 


) রর ৮৮৮ পাও পে পাপা পে BELLS 
হি ) 2 ধরি রর 2% 2 ৫ ৯৮৪ 
SEE 94৯ Yr) 20 MENUS 8 5 ৯ 
0 nO nO € ১, ৯, 
১ | অক্ষম করতে না তারা তারা আগে অস্বীকার যারা (যেন) তারা না এবং হত 
$$$ পারবে আল্লাহকে) নিশ্চয়ই চলেগৈছে করেছে(যে) মনেকরে ৫ 
$$$ 10) 20 ও > w ১1৫৫2) 6৫ >24 2 হ ন ৫ হেত 
338 502 ০2১ 5 ৩ 2 ৮৫ 1১৬1 5 বু 
১৫৩ কৃ ৩ ০ POPS 
1 সাজ- সব এবং স্ব তোমরা যা তাদের তোমরা এবং ৮4৬ 
$$ সরঞ্জাম সমর্থহও . কিছু) জন্যে প্রত্তৃতরাখ প্র 
(3 রে ১ লিপ ৬৫৬৮ পা ৩৪১৩ 054 | $$$ 
হু 5৩৬ 5 8 ১৩৩ 43 ০১৪১ Jl হু 

০) ১৩১ 
$$ $৫ এবং তোমাদের শত্রুকে ও আল্লাহর শত্রুকে তাদিয়ে তোমরা (যুদ্ধের) ৩৩ 

বু তা ৫৫৯ 
তির 59৫ ৮ 1 IA 394 24, ২২8; 
102 ঠা ০ রর 
SII rey OW জপ ও gs ১0 (02১1 তত, 
> 0 ১৫১৫১ 
$৫ $9 তাদেরকে আল্লাহ তাদেরকে তোমরা জান না তাদের ছাড়া অন্যদেরকে $$$ 
$$ জানেন I Pee es: 
০ ৫১৫ রর ৮৫ ৬ Pd OO nO 
কক ০) ৬ De 22 ee ক 
SEE SL ৩৪৫ ঞ ৮৮ 56৬ 28১ ৩ 5 ক 

৫ ৫১১৬ 

তোমাদেরকে পূর্ণ প্রতিফল আল্লাহর. পথে কোনকিছু রী যা এবং ৮৫ 
খরচকর 8৫৬. 

৫6 5400 122৫ 20 3 ২2৮৫ খা ৭ 7 

৩ তি 1৯০০৯ ৩৮ 260600? পেট! 53? 

> ১১৫, 

তুমিও তবে সন্ধি ও শান্তির তারারঝুঁকেপড়ে যদি এবং যুল্মকরা হবে না তোমাদের এবং রি 
ঝুঁকেপড় জন্যে (উপর) ৫ 

GT 

$$$ 22,72 & ৫৫১৫7 পর্ণ BILLS 
৫৬ EN) 

OP eh SL rgb ৫584 2৬ $$$ 
০ (১১০৫ 

১৫৭ সবকিছু সবকিছু তিনিই নিশ্চয়ই আল্লাহর উপর নির্উরকর এবং তার জন্যে $$$ 
জানেন শুনেন তিনি ৬৬৬ 

টি 


) ব্বম্বুঃ-০৮ ৫৯. সত্য অমান্যকারী লোকেরা যেন এই ভুল ধারণায় না থাকে যে, তারা ময়দান দখন = 
? করে নিয়েছে। তারা নিশ্চয়ই আমাদেরকে পরাজিত করতে পারবে না । ৬০. আর তোমরা যথাসম্ভব »৫$ 
শক্তি ও অশ্ববাহিনী তাদের সংগে মুকাবিলা করার জন্য প্রস্তুত করে রাখ২৯। যেন তার সাহায্যে ৮৫ 
) আল্লাহর এবং নিজেদের .দুশমনদের আর অন্যান্য এমন সব শত্রুদের ভীত-শংকিত করতে পার ++ 
? যাদেরকে তোমরা জান না কিন্তু আল্লাহ জানেন। আল্লাহর পথে তোমরা যা কিছু ব্যয় করবে তার » 
) পুরোপুরি বদলা তোমাদের দিকে ফিরিয়ে দেয়া হবে এবং তোমাদের সাথে কখনই যুলুম করা হবে 
| না। ৬১. আর হে নবী, শত্রু যদি শান্তি ও সন্ধির জন্য আগ্রহী হয় তবে তুমিও তার জন্য আগ্রহী হও 
এবং আল্লাহর উপর ভরসা কর। নিশ্চয়ই আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। 


OOP 0 
(409৫ @® 
COCO & 
৫৬৬৫৫৬২৬৬৯৫ 
৫000000000000. 


ক 
YS 


9৬ 


৫ 


০ 
১ 


হু ২১. অর্থাৎ তোমাদের কাছে যুদ্ধ-সামগ্রী ও একটি স্থায়ী সৈন্যবাহিনী সব সময়ের জন্য প্রস্তুত থাকা 
$$ দরকার, যেন প্রয়োজনে অবিলম্বে যুদ্ধ ক্রিয়া শুরু করতে পারো। যেন এরূপ না হয় যে, বিপদ মাথার 
৫৫ উপর এসে পড়ার পর তাড়াহুড়া করে স্বেচ্ছাসেবক, হাতিয়ার ও রসদ সামগী সংগ্রহ করার চেষ্টা করতে 


লেগে যাও আর ইতিমধ্যে তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ হবার পূর্বেই শত্রু তার কাজ শেষ করে চলে যায়। 
2 


(০১৫৫ 
228 
SY (৬ টড 
৬৬৬৬ 


KO 


কত 
% সূরা আনফাল-৮ ১০৩ 


৪৪৯৬ 
৮48৮ নিবে ক্লে DANE 22 274 পপ £ 
৮৬৮৬৪ ৮ । ৬5 9$ ৪1৮৮ চি 

ররর ০ 


৫9% তিনিই আল্লাহ তোমার তবে তোমাকে তারা-. যে তারাচায় 
9 এ ধোকা দেবে 

১ ৮১৮৫ ত বর্ণ ১228 তা 2৫. 
222 ON | 3 ও ৫255৮ 5 ০৮ =~ ৩৬ 


$ মাঝে ০৬৫ এবং 


রণ রত 


| 


মি মহত স্থাপন (তবুও) স্ব রতি মে বাকি ভুরি খরচ যদি তাদের 
HAS না কিছুই 


রি 


নু 
9) ৫ 
১৫৫ ক 


৫০৭ LZ 2 

০80 ৬ Gos ০৪১ ৬৬ 

যুদ্ধের জন্যে মু'মিনদেরকে উদ্বদ্ধকর নৰী 

(জন্যে) 

A } ৯৫ 22 ৮১৯2 9৬১ 5 

১১ 2৩95৩ 1৮১ 02৮ 0১05 25 ৫ 4৩ 

টি চাবি 
(উপর) হবে মধ্যহতে 


পর্ণো ৬ ৯ পরত AEE ASAHI GS 
LA (১162 Hf 1১১ 2৪১৩ 9 


যারা (তোদের) এক হাজারের তারা বিজয়ী একশত তোমাদের হয় 
হতে (উপর) হবে মধ্যহতে 


৫ 
রে 
৯ 


৫৩ 


৫ 

৯ 
& 
ও) 


১০ 


৫ 
৮ 


বউ 
তত 
(১১৫৯ 
2০০ 


৩, 
০ 


১০ 
০, 


$ 
৬৬ 
৫৬ 


১, 
© 
১৫ 


১৯ 
0 
৮$ 


0 


৩. 


ধর 
৫ 
৮২ 
তত 
৫ 


০ 


১৫ 


২ 


OO 
৪৬ 
COLLIS 


9 


0০0০0৫৫00৫ 
৬ 


০ 


৩ 
ক 


0 
১, 


তে 

৫০ 
0 

১, 


কক 
৫১ 
ডঃ 


করেছে 


কং 


টী 
i) 
® 


0 


১ 


2S 
২, 
৬৬ 
ও 
CSO 


৬৬ 
রঃ 
কু 
SY 
Om 


রি লোকদের মন পরষ্পরের সাথে জুড়ে দিতে পারতে না। কিন্তু ভিনি আল্লাহই যিনি লোকদের মন জুড়ে $ $ 
$$ % দিয়েছেন। নিশ্চয়ই তিনি বড়ই শক্তিমান ও সুবিজ্ঞ। ৬৪. হে নবী, তোমার জন্য ও তোমার অনুসরী ++ 


2 & ঈমানদার লোকদের জন্য আল্লাহই যথেষ্ট। ক্রল্ক্রু-*> ৬৫. হে নবী, মু'মিন লোকদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ $$$ 
৫ $ কর। তোমীদের মধ্যে কুড়িজন লোক যদি ধৈর্যশালী হয় তবে তারা দুই শতের উপর জয়ী হবে। আর 2 
০০০, জী কিক 
1? যদি একশত লোক এরূপ থাকে তাহলে সত্য অমান্যকারীদের এক হাজার লোকের উপর বিজয়ী হতে $&%$%% 

£%%$% পারবে। $282: 

৬৬৬ কক, 


$47%14সৃরা আনফাল-৮ ১০৪ পারা-১০ ৫. 
(৫১ ৫৫৫০ 
৫৮-৫ BLESS 
$$ ০519 0555 235 ৯ ৮০ 
88: HE ৩৮৩ ৩১829 4৫ এ 
2 র ৮ এখন জ্ঞান রাখে ৮ i ০৮১৪ $$$ 
কক PPPS 
$৫১ ) 24 3 / শির £ এ 88 
৫১৫১ ৫ A চি (৫১৫১৩ 

৪62১2 দেন Fer চু ডে ১ ৫2৫ ৫55 01 es 
জিভ টু পরি পর লি ৪১ পু ৬ ঠা 
৫ ॥ তার ধৈর্যশীল এ ৮৭ হয় পু দুর্বলতা তা যে ৬: 
৬৬ খে ৫ 
৬৪৬58 ভি 
PY bl 5 রর CK 
৫১ rh ডি ১4৫৯৫ 
বু? ৮৪1 ৭ হ৩০১ 
৪: “SEY 
599000 LLY 
৫8০৫০ ৫৫ 
2: ($+$৫ 
১১০৫ 

LIL LN 84 
$8288 এ 
EL ৫৫ 
তু 8৩6, 
চা ৫১৫৫-% 
88288 < শত 
1: ় পা 25. 
রর 0 $ 0 1৫4৫ 
৫ A ৪:৯৫ ৬ 2° ) রর থে $€%৫ 
৫১৫৯ CAPO 
$$$ ক (৩৪৩৬ (৩ Uv তত 
(১৫১৫৫ 
রি 888: 
১৫ ৫৫ খুবমথিত করবে না ++ 
SELLE 52/24 ৫ ACA 22 7 (৫ Dy | জজ 
৪৮৮৬৫ ৯), ৬৬. 
2 RF 2১ ১ ১৪০৯) 222 2 2 উএ $88: 
1 আখেরাত LLY 
00০.০. ঃ চান আল্লাহ আর দুনিয় রি 2 


৫১১ 

রর ৫$কেননা ভারা এমন লোক যারা জ্ঞান রাখেনা হহী ৬৬. এভাবে আল্লাইভী আলা তোমাদের বোঝা হালকা-+% 
১ £করে দিয়েছেন এবং তিনি জানতে পেরেছেন যে, এখনো তোমাদের মধ্যে দূর্বলতা রয়েছে। অতএব র্‌ 
2228 মধ্যে যদি একশ লোক ধৈর্যশালী হয়, তবে তারা দুইশতের উপর, আর হাজার লোক এবূপ-%% 
14হলে দুই হাজার লোকের উপর আল্লাহর হুকুমে জয়ী হবে ২৩। এবং আল্লাহ কেবল সেই লোকদের সং ৫ 
হন যারা ধৈর্যধারণকারী। ৬৭, ৬১৮৩ ৬৬. 


জী, $$$ 
$$$ আল্লাহ চান তোমাদের আখেরাতের কামিয়াবী! আর আল্লাহ মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী। ৫. 
141? ২২. আধুনিক পরিভাষায় যে জিনিসকে আত্মীক ব৷ নৈতিকশক্তি বলা হয়ে থাকে আল্লাহতাআলা তাকে $$$ 
$995 ফেকাহ ও ফহম বলে অভিহিত করেছেন। যে ব্যক্তি নিজের উদ্দেশ্যের সঠিক চেতনা ও বুঝ রাখে এবং ৫৫ 


SA SSR ol hie Sot ton সপ 


এ 


হয়নি এবং এখনো পর্যন্ত তোমাদের চেতনা ও তোমাদের বুঝর মান পরিপন্কতা লাভ করেনি এজন্যে $$$ 
(আপাততঃ অন্ততঃপক্ষে তোমাদের কাছে এ দাবী করা হচ্ছে যে তোমাদের থেকে দিগুণ শক্তির সংগে $$$ 
টক্কর নিতে তোমাদের কোন দ্বিধা-সংকোচ হওয়া উচিত নয়। স্বরণ রাখা প্রয়োজন _ এ হুকুম হচ্ছে দ্বিতীয় $৫ 
১%%%৫হিজরী সনের, যখন মুসলমানদের মধ্যে বহুলোক সবেমাত্র ইসলামে প্রবেশ করেছে ও তাদের (তরবিয়ত। $$$ 
৬৬৬ চারিত্রিক ও নৈতিক শিক্ষা প্রাথমিক অবস্থায় ছিল। ৬৬৪ 


সূরা আনফাল-৮ ১০৫ পারা-১০ 


৫.৫ 
৬ 
0 
৮ 
৫ 


০০১১০, 
00০৫০০৫০ 


৯, 
ও 


৬ 
() 


এ 
কিঃ 


পি Ad 2° SL 
ও ০7 SL bs So 
এবং পবিত্র হালাল Be তা)হতে অতএব 

গণিমত পেয়েছে যা তোমরা খাও 


৫2524 2) 


৫ 
১১৫ 
০৯৫৯৫ 
Onn a, 
০-০০ 


0 
১৫০ 


১ 
২৯, 


১৮৫১ 
৬৬৬ 
৫, 
oe 


১০ 


৫৫৫০ 
OLR 
৬ 
৮ ১৮০ 
COOLERS RLS 


ও তোমাদের নেওয়া (তাহতেও উত্তম তোমাদের 
রি দেবেন 


ELA / টা ৩০৮৩ 2৫ ১24৫ AL 
৬৬১ ৮ ৩) $ ০ (১ 335 2) 


তারা চায় 577 


৫ 
৫৫৫৬৫ 


এক 
(তোমাদেরকে) ক 


৬৮. আল্লাহর লিপি যদি পূর্বেই লিখিত না হত তাহলে তোমরা যা কিছু করেছ তার প্রতিফল হিসেবে $ং 
4 তোমাদেরকে বড় কঠিন আযাব দেয়া হত। ৬৯. অতএব তোমরা যা কিছু ধন-মাল লাভ করেছ তা 
£9৫ খাও; তা হালাল এবং পাক। এবং আল্লাহকে ভয় করতে থাক২৪। নিশ্চয়ই আল্লাহতা"আলা ক্ষমাকারী ও 
$$$ অনুযহশীল। ক্ু-১০ ৭৩. হে নবী, তোমাদের হাতে যে সব বন্দী রয়েছে তাদের বলঃ আল্লাহ 
১৭ যদি জানতে পারেন যে, তোমাদের হৃদয়ে কোন কল্যাণ রয়েছে তা হলে তিনি তোমাদের নিকট হতে যা 
(4৫৫ গ্রহণ করা হয়েছে তা অপেক্ষা অনেক বেশী দিবেন এবং তোমাদের ভুল-ক্রুটি মাফ করে দিবেন। 
₹25 বস্তুতঃ আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। ৭১. কিন্তু তারা যদি তোমার সাথে বিয়ানত করার ইচ্ছা রাখে $ 
(৫ তবে তারা ইতিপূর্বে আল্লাহর সংগেই করেছে। আর এরই শাস্তি স্বরূপ তিনি তোমাদেরকে তাদের উপর $ 
১8 শক্তিশালী টু 
সু করে দয়েছেন। 
১৫১-3 ২৪. বদর যুদ্ধের পর্বে সূরা মোহাম্মদ যুদ্-সংক্ন্ত প্রাথমিক হেদায়াত দান করা হয়েছিল । তাতে যুদ্-বন্দীদের $4৫ 
4 কাছ থেকে ফিদ্ইয়া (মুক্তিপন) আদায়ের অনুমতি ছিল; কিন্তু তার সংগে এই শর্ত যুক্ত করা হয়েছিল যে প্রথমে +% 
৫ শক্রদের শক্তিকে উত্তমরূপে চূর্ণ করে দিতে হবে, তারপরে যুদ্ধবন্দী গ্রহণের কথা । এই আদেশ অনুসারে $৫৫৫ 
{ মুসলমানগণ বদরে যে সমস্ত বন্দী গেরেফতার করেছিল ও তারপর তাদের কাছ থেকে যে ফিদইয়া গ্রহণ +% 
করেছিল তা আদেশ অনুযায়ী ছিল বটে, কিন্তু ডুল এই হয়েছিল যে.‘শক্রুদের শক্তি চূর্ণ করে দেবার' যে শর্ত $৫৫ 
4 অগ্রগণ্য করা হয়েছিল তা পূর্ণ করার পূ্বেহ মুসলমানগণ শত্রুদের বনী করা ও মালে গণিমত [যুদ্ধে লব্ধ ধন) $$$ 
৫ সং্হ করার কাজে লিপ্ত হয়ে গিয়েছিল। এ কাজ আল্লাহতা"আলা পছন্দ করেন নি। কেননা যদি এরূপ না করে $$$ 


On 


4 মুসলমানরা কাফেরদের পশ্চান্ধাবন করতো তবে সেই সুযোগেই কোরেশদের শক্তি চূর্ণ করে দেওয়া যেতো। $$ 


০, 
০ 
() 
() টি 
৫৫ 
৪6 


৫১৫১৫ 
৬৬ 
্ 


৫৫১৫১ 
৬৬৬ 


Cm) 

2 

2% 
0S 

-) 


এ 
২৫ 
১০) 


১১2১৫ 
৫৫৫ 
৩ 


০৫ 

> ৫ 

CY 

জু 

gt 

তত ্ৈ 

$$$ 2 

৩১১৫ / ৫.৩ ৬ DAY / 23 pad 27/1 /3. ১৭৭৭ 

$% ৫৯ 5 রগ [5 27 

Se y LL y রর ১ 

888: Ee 2 N) ৮. ৬৪ | J £ BL out 7. এ | 582 

8182 তাদের অভিভাবকত্বের তোমাদের নাই তারা হিজরত কিন্তু ঈমান যার $$$ 

2 রি করেই... লে 88 

১৯৫ 2 এ হর 2৮১৫ ৩ রর 55749 / ও পি ৩ w CHO 

oo ) হি | 3 রর ৩৩: 
১১৫৩ 01] ২৩১৫১ 

তু ৬৮৬ ও 5 nail ৬০ 5 51১৯৬ > 5; ৩2 হি 

্ৃশ€ দ্বীনের ব্যাপারে তোমাদের কাছে যদি এবং , তারা যতক্ষণ কোন কিছুই »৫৫৫৫ 

22 তারা সাহায্য চায় হিজরতকরে ৪৮৬৬ 


ক না 

61১ ১৫2৫৮ ১৪ রঃ ১116 ৫ 22% BA পাত 0909 
৯1৫5 ৬ 4 দে ৬ 6১ রঃ 2১৫১৫১১৫ 
১৫৪৪৯ ও ০ 2৬ 
সন্ধিচূক্তি তাদের ও তোমাদের কোন সাথে যদি সাহায্যকরা সেক্ষেত্রে শর 
(থাকে) মাঝে মাঝে জাতির না তোমাদের (দায়িত্ব 


৫৫ 
৫ 
$৫ 
৫ 
৫ 


KE 
ক 
NEG 
৫ 


(৫ 
সি 
সি 
ডি 
০১ 
4১ 
{= চু 
E— 
৬৬ \ 
$$$ 
$-৫- 
0 
6 


| 
EK 
5 
7° 
কক 
$$ 
TIS 


রর 
রর 
3 


< 
কী 
> 
0 


১, 


আল্লাহ সব কিছু জানেন এবং তিনি মহাজ্ঞাণী। ৭২. যে সব লোক ঈমান এনেছে, হিজরত করেছে, 
$ আল্লাহর পথে নিজেদের প্রাণ উৎসর্গ করেছে ও মাল খরচ করেছে, আর যারা হিজরতকারীদের আশুয়- 
দিয়েছে.এবং তাদের সাহায্য করেছে তারাই আসলে পরম্পরের বন্ধু ও পৃষ্ঠপোষক । আর যারা ঈমান তো 
এনেছে কিন্তু হিজরত করে (দারুল-ইসলাম) আগমন করেনি তাদের অভিভাবকত্বের কোন দায়িত্ব 
$€ তোমার উপর নেই- যতক্ষণ না তারা হিজরত করে আসবে২৫। কিন্তু দ্বীনের ব্যাপারে যদি তারা 
$* তোমাদের নিকট সাহায্য চায়, তবে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। কিন্তু তাও এমন কোন 

জাতির বিরুদ্ধে হতে পারবে না যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে ২৬। তোমরা যা কিছু কর আল্লাহ 
তা দেখে থাকেন। 


২৫. “বেলায়ত' শব্দটি আরবী ভাষায় সমর্থন-সহায়তা, সাহায্য, পৃষ্ঠপোষকতা, বন্ধুত্ব, নৈকট্য এবং 
অনুরূপ অর্থে ব্যবহৃত হয়। এ আয়াতের পূর্বাপর প্রসংগ .অনুসারে সুস্পষ্টরূপে এখানে বেলয়তের অর্থ 
হবেঃ রাষ্ট্রের সংগে তার নাগরিকদের ও নাগরিকদের সঙ্গে রাষ্ট্রের ও নাগরিকেদের মধ্যে পারম্পরিক 
সম্পর্ক। উদ বসল ২ 
পর্যন্ত সীমাবদ্ধ করে দেয়, এবং বহিভূর্ত মুসলমানদের এ সম্বন্ধ থেকে বহির্ভূত 
গণ্যকরে। এই বেলায়ত-শৃন্যতার আইনগত ফল খুব ব্যাপক। এখানে এ সম্পর্কিত বিস্তারিত বিবরণ 

(অপর পাতায় অবশিষ্ট অংশ) 


পর 
৫ 
ee 
৬৬ 


$ 
৫৫ 


ক 
YS 


0 
টিটি 
> Be 
৬ 
৪৬৯ 
OO nn 


QO 


চি 
৪ 
ও 
৫ 


0 

৫. 

2 
০৫১ 


< 
টং 
১ 


০ 
00 


$$ 
৫১ 
১ 


© 
মী 
YS 
১৬ 


৫৫ 
ডি 
৫৩ 
bd 
৫ 
৫ 
ঠা, 


কক 
৮ 
৬৫ 
ক 


৫ 
৮৯ 
৮ 
৫ 

%$ 

৫ 


রে 
১ 
0 
0 
Xo 


এ, ৫১ 
Soe 
CAPO 
৫৯৫ 
00 
6 
৩, 


৫৯ 
৫ 
৫.৬ 


১৫, 

কি 
0S 
ঞ 


৩৫ 

৫ 
$$ 
৬ 


এ 
@ 


0) 
রী 


০ 


0 
রঃ 
€ 
১, 


০ 
bo 
৫ 
bo 

(2 


ee 
ক 
কি 
কত 
র 
ন 
uw 
9 
পট 
রর 
লে 
০ 


৫১২ 
&4 
(৫ 
১১ 


$ 
প্ৈ 


LL) 
OO nO a0 nat, 
060000 
৮৮০০৫, 
CS 
৬৫ 
6 


৯. 
$-৪৫ 


$ 
রর 
গু 
% 
এ 
টী 
4 


৬৬ 
EEL 
FA) 
৬ 
tN 
aS 
৩, 
N 
ক 
১! 
et 
১ 
ধা 
ত 
5৫5 
Iu 
পপি 
ষ্ট 
সব 
৬ 
e\ 
Ee 
oN 
৬ 
a 
5 ৬৬৮ \ 


0 


৫ 
তি 
১ 
৫ 

ৃ 
এ 


apa re বাতি উপল 


ভি রর LILY 
ESL DP ৩ AD ৮165 ৫ ভোর তা 2d COD 14 
১০৯ ১ ®* নি b) ¢ ) 
এ 1৮০ 2৩১৩] OAS > 2 U2) ৩ 4৩৬ $328 
ক ও ঈমান যারা এবং বড় বিপর্যয় ও পৃথিবীর মধ্যে ফিতনা ৫2 
ভীত এনেছে কতকরক 
) 20: ৰণ | 271 2, / রঃ 32/3: |: 2 71 f i, / $$$ 
$$$ ৮] Lb) 5? (১৮ ত | pb al ৬" ক ॥ $0৫9 
27৫ ও আশ্ৰয় যারা এবং আল্লাহর পথে ee ও ১ 
কউ দিয়েছে 5 ক. 
++ | করেছে ৬ 
৯৬৬ - ১০ / 8 192 323 = Fd 2৩ 


তং 
© 
১ 
৫৫ 
aot ৬ 
N 
ডঃ 
৬ 
A 
১ 
A 
N 
C 
|) 
ছং 
+ 
১০৩ 
৬৩ 
ট ৬ 
NN 
৭৯ 


be 


রত 
CY 
রী 


২ 

চটি 
রি 

৫ 


ANNAN AS AANA SAN তির পিপি 
এ, 
bd 
() 


(£0% ক্ষমা তাদের জন্যে প্রকৃত মু'মিন তারাই এসব লোক৷ সাহায্য $24২ 
bt ১৫, ডি রব 
৪: (রয়েছে) করেছে $995 
৫০৫১ ৪৬৬ 
SELLS 22৫72245288 
৬৫ ১৫১৫১ রি ) i) জিভ, ) 
৬৬৬ প্রি ৬০ ক 
om তত তা ” 
2৫৫. 
5৩৩. সম্মানজনক রিকি ও 
1৮৬৬৬ ক৬৬ 
227 CXL 
হর ৭৩, যারা সত্য অমান্যকারী তারা একে অপরের সাহায্য করে। তোমরা (ঈমানদার লোকেরা) যদি ৫৫: 
{227% পবম্পরের সাহায্যে এগিয়ে না আস তাহলে যমীনে বড়ই ফেতনা ও কঠিন বিপর্যয় সৃষ্টি হবে ২৭। ৭৪. $$$ 
ডু যারা ঈমান এনেছে, আর যারা আল্লাহর পথে নিজেদের ঘরবাড়ী ত্যাগ করেছে এবং চেষ্টা-সাধনা ৫৫ 


৭ 
OG 
রি 


$$$ করেছে, আর যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে তারাই খাঁটি ও প্রকৃত মু'মিন। তাদের জন্য 
৬৫. রয়েছে ভুল-ক্রটির ক্ষমা ও সৰ্বোৎকৃষ্ট রেযৃক। 


৯৪৮৩ 


০ 
ডি 
(১৫১৫ 
৫৫ 
তা 
৫৮৫ 


১% দানের ক্ষেত্র নয়। ২৬. উপরোক্ত বাক্যাংশের ‘দারুল ইসলাম’ এর বাহিরে অবস্থিত মুসলমানদের 
$ রাজনৈতিক 'বেলায়ত'-এর সম্বন্ধ থেকে বর্হিভূত গন্য করা হয়েছিল। এখন এ আয়াত এ ব্যাপারটির 
121? সুস্পষ্ট ব্যাখ্যা দান করেছে যে এই 'বেলায়তের' সম্বন্ধ থেকে বহির্ভূত গণ্য হলেও দ্বীনি ভ্রাতৃত্বের সহন্ধ 
₹% থেকে নয়। যদি কোথাও তাদের উপর অত্যাচার হয় ও তার! ইসলামী ভ্রাতৃত্বের সম্পর্কের খাতিরে 
রহ ৫ ইসলামী রাষ্ট্রের সরকার ও তার অধিবাসীদের সাহায্য প্রার্থনা করে তবে তাদের ফরজ (অবশ্য পালনীয় 
28888 দায়িত্ব) হচ্ছে নিজেদের অত্যাচারিত ভাইদের সাহায্য করা। কিন্তু এরপর আরও অধিক সুষ্পষ্ট ব্যাখ্যা 
১২ প্রসংগে বলা হয়েছে যে- এই ডা: ৯৭5 


$$ মুসলমানেরা যদি একে অপরের ওলি না হয়, ০১৪৫১০১৯১4৯ না 
এসে দারুল কুফরে বসবাস করছে তাদেরকে যদি দারুল ইসলামের মুসলমানেরা নিজের বেলায়ত 

রং থেকে বহির্ভূত গণ্য না করে, এবং বাহিরের অত্যাচারিত মুসলমানেরা সাহায্য প্রার্থনা করলে যদি 

$$ তাদের সাহায্য না করা হয়, এবং এই একই সঙ্গে যদি এই নীতিও মান্য করা হয় যে, যে জাতির সঙ্গে 

$$ ইসলামী রাষ্ট্রের সন্ধি-চুক্তি আছে তার বিরুদ্ধে মুসলমানদের সাহায্য করা হবেনা, এবং যদি 

$n Hi aaa Ldn Ls , তবে পৃথিবীতে ফেতনা ও বিরাট ফাসাদ 
হবে। 


০ 
৬4 
১ 
৫ 
৪৫ 
২ 
৫৩১ 


16৮৬৬ 
৬৬৪৬ 
2 
জং 


24 
৪৬৬ 
OOO 
LLL 
% 
So 


কি 

৯০ 

00 
KX 

৫৫ 
ি 

Oa Om CO) 


২৮. অর্থাৎ উত্তরাধিকার ইসলামী ভ্রাতৃত্বের ভিত্তিতে নয়, বরং আত্মীয়তার ভিত্তিতে বন্টিত হবে। 


শা 


১০৮ 


-9 


22 
2 


র উত্তরাধিকারী হবে না। 


22 | 


৭৫. আর যারা পরে ঈমান এনেছে ও হিজরত করে এসেছে এবং তোমাদের সাথে একত্রিত হয়ে 


চেষ্টা-সাধনায় নিযুক্ত হয়েছে তারাও তোমাদেরই মধ্যে গন্য। কিন্তু আল্লাহর কিতাবে রক্তের 
আত্মীয়রা পরম্পরের প্রতি অধিক হকদার২৮। নিশ্চয়ই আল্লাহতা’আলা সব কিছু জানেন। 

তবে নবী করীম (সঃ) এ হুকুমের ব্যাঁখ্যা করে. আরও এরশাদ করেছেন যে মাত্র মুসলমান 
আত্মীয়স্বজন একে অন্যের উত্তরাধিকারী হবে। মুসলমান কোন কাফেরের বা কাফের কোন 


0 


4 
0 
0S 


Et) 
৫ 
৬, 

( 


১৫১৩১ 
22 
উকি 


১, 


? 
> 
$$ 
৫ 
১৮০ 


২, 
২ 


১০ 
৫ 


১ 
Lo 


সুরা ‘আত্-তওবা-৯ ১০৯ পারা- ১০ 
সূরা আত-তওবা-৯ 


এই সূরা দুই নামে ও পরিচিত । এক নাম তওবা আর দ্বিতীয় নাম বারা-আত । তওবা নাম এই 
কারণে যে, এ সূরার এক স্থানে কোন কোন ঈমানদার লোকদের গুনাহ-খাতা মাফ করে দেওয়ার 
কথা উল্লেখ করা হয়েছে । আর বারা-আত নাম হবার কারণ এই যে, সূরার শুরুতে মুশরিকদের 
সহিত সকল সম্পর্ক চ্ছিত্ন করার কথা ঘোষণা হয়েছে। 


শুরুতে বিসমিল্লাহ না লেখার কারণ 


এ সূরার শুরুতে বিস্মিল্লাহির রহমা-নির-রহীম লেখা হয় না। তফসীরকারগণ এর বিভিন্ন কারণের »$ 
উল্লেখ করেছেন এবং তাদের উল্লেখ করা কারণে গুলি মধ্যে যথেষ্ট পার্থক্যও রয়েছে। কিন্তু সঠিক 
কথা তা যা ইমাম রাজী লিখেছেন । তা এই যে, নবী করীম (সঃ) নিজেই এর শুরুতে বিস্মিল্লাহ 
লেখেননি। এর কারণে সাহাবায়ে কিরাম লেখেননি, পরবর্তীকালের লোকেরাও এরই অনুসরণ 
করেছেন। কুরআন মজীদকে নবী করীম (সঃ) এর নিকট হতে যথাযথভাবে গ্রহণ করা এবং 
অনুরূপভাবে তাকে পূর্ণমাত্রায় সংরক্ষিত রাখার ব্যাপারে যে কতদূর সতর্কতা অবলম্বন করা হয়েছে, 
এ তার এক অতিরিক্ত প্রমাণ । 


নাযিল হওয়ার সময় ও সূরার বিভিন্ন অংশ 


এই সুরাটি তিনটি ভাষণে সম্পূর্ণ হয়েছে। প্রথম ভাষণ শুরু হতে পঞ্চম কুকুর শেষ পর্যন্ত চলেছে। 
এ নাযিল হবার সময়-কাল হচ্ছে নবম হিজরীর যিলকাদ মাস কিংবা তার কাছাকাছি সময় । এই বছর ১$৫% 
নবী করীম (সঃ) হযরত আবু বকর (রাঃ) কে আমীরুল হজ্জ নিযুক্ত করে মক্কায় পাঠিয়েছিলেন। এই %% 
সময়ই এই ভাষণটি নাযিল হয় । আর তখনি নবী করীম (সঃ) হযরত আলী (রাঃ) কে তার পিছনে- $$ 
পিছনে মক্কায় পাঠালেন, যেন হজ্জের সময় সমস্ত আরবের হজ্জযাত্রী -প্রতিনিধিদের সম্মেলনে তা পাঠ ৯$%%৫ 
করে শুনানো হয় এবং এই অনুসারে যে কর্মনীতি অবলম্বিত হয়েছিল তা যেন সকলকে জানিয়ে দেয়া 
হয়। দ্বিতীয় ভাষণটি ৬ রুকুর শুরু হতে ৯ রুকুর শেষ পর্যন্ত চলে । এটা নবম হিজরীর রজব মাসে 
কিংবা তার কিছু পূর্বে তখন নাযিল হয় যখন নবী করীম (সঃ) তাবুক যুদ্ধের প্রস্তুতি করছিলেন । 
এতে ঈমানদার লোকদেরকে জেহাদে উদ্বুদ্ধ করা হয় । আর যারা মুনাফিকী কিংবা ঈমানের দূর্বলতা 
অথবা অবসাদ ও গাফিলতির কারণে আল্লাহর পথে জান-মাল ক্ষয় করতে প্রস্তুত ছিলনা, তাদেরকে 
এতে তিরঙ্কৃত করা হয় । তৃতীয় ভাষণটি ১০ম রুকু হতে শুরু হয়ে সূরার শেষ পর্যন্ত খতম হয়। 
এটা তাবুক যুদ্ধ হতে প্রত্যাবর্তন কালে নাযিল হয়েছিল। এতে এমন কতো গুলো অংশও রয়েছে, যা 
বিভিন্ন সময়ে নাযিল হয়েছে । পরে নবী করীম (সঃ) আল্লাহর হেদায়াত অনুসারে এই সব কটিকে 
একত্রিত করে একই ভাষণের ধারাবাহিকতায় সংযোজিত করে দেন। যেহেতু এসব কটি অংশ-ই 
একই বিষয় সম্পর্কিত ও একই ঘটনা-ধারাবাহিকতার সাথে সংশ্লিষ্ট, এ কারণে ভাষণের পরম্পরা 
বিন্দুমাত্র ব্যাহত হয়নি । এতে মুনাফিকদের “তান্বিহ' করা হয়েছে, তাবুক যুদ্ধে যারা পিছনে রয়ে 
গিয়েছিল তাদের ভ€সনা করা হয়েছে । আর যেসব লোক সত্যিকার ভাবে ঈমানদার থাকা সত্বেও 
আল্লাহর পথে জেহাদের অংশ গ্রহণ হতে বিরত রয়েছিল, তাদের জন্য ক্ষমার কথা ঘোষণা করা 
হয়েছে। ন্বাধিল হওয়ার ক্রমিকতার দৃষ্টিতে প্রথম ভাষণটির স্থান সর্বশেষে নির্দিষ্ট হওয়া উচিৎ ছিল; 
কিন্তু বিষয়-বস্তুর গুরুত্বের দৃষ্টিতে তার স্থান সর্বপ্রথম হওয়ার কারণে নবী করীম (সঃ) সংযোজন ১৫৫ 
কালে এটা প্রথমে রেখেছেন, আর অপর ভাষণ দুটিকে শেষে রেখেছেন। - ৫ 


৩, 0 
৯ 
oe 

টু 
9 


© 
১৫ 
bt 
@ 
০ 


৫) 
এ 
bt 


১৮, 
সে 
(৫ 
৫৫ 
টিক 
৫০ 


৫ 
১৩ 


৫ 
৫১ 


> ৮, 
SLR 
৬৫ 
CS 
০ 


১ 
0 
Lo) 


১ 


০, 
৫১ 


৫০০১০১৩৯৮৫৪ 
এ, 
টা, 
mm) 
00.60.00. 
₹৮৮৬৮৬৬ 
777 


৫১ 


$a 
3S 
৬৫ 
৫) 
র্‌ 
টি 


2 


কর 


© 

৫ 
৫ 

৬ 
@ 


> 

৫ 

bt 
৫ 


০৯ 
রি 


না 


৭ 
রত 
OOO 
কি 


৫১ 
SY 
ৰ 


৯১০১ 
১৫৬ 
১৬৭ 

₹ 
ক 
ক 


তি 
₹৫৬ 
<> 
৫৫ 
১ 
$$ 
উর 


৯, 
৬ 
CY 

0 


© 
১ 
১$ 
০ 


১৫, 
০ 


৮১১4৯ 
উর 
৫% টক 
৬৪ 
৩০৫৩১, 
$৫৫: 
৯৯৬৬ 


0 
১০ 
৬ 
STS 
&-$ 
৯ Le 
৫ 


= 
কষ 
0S 


র্‌ 
ক 
১ 
OY 
কত 
KAS 


১ 
© 


ক 
উজ, 
টি 


১ 


৩ 
০ 


মি চা এ 


৫১৫১১৫৫৫৩৩৫ 
৫৫০০৫ 
কউ ৪৬: 
৫১৭১৩১৩৮৭৮৭ 


১ 


১০৯ On 
$--৫-৮ 
22 


0 


০৫১ 

000 
0S 

১০৩ 


৫ 
১৫৯, 


0 
৩, 


১, 


১ 
€ 
১ 


৫১০৫ 

৮৫ 
ষ্ঠ 

6৯৫৯ 


৫৯ 
CQ 
8৫ 


তং 
১৫১ 


৪ 
© 


0 


oe 


Oa, 
৬৬ 
0S 

0 


রঃ 
২ 
0), 


৫৫১৯ 
৬৬৬ 
ORS 


0 
৮ 
৫ 


১৬, 


শব্দার্থে কুর-৩/১৫-_ 


০ 


রং Y 9 ১০৮০৮, 

E> রর নন 

$220: এতিহাসিক পটভূমি রি 

£$$$$' নাযিল হওয়ার সময়-কাল নির্ধারণের পর এই সূরার এতিহাসিক পটভূমির উপর দৃষ্টিপাত করতে $$$ 

$$$ হবে। ঘটনা পরষ্পরার সাথে এই সূরার বিষয়বস্তুর সম্পর্ক- তার সূচনা হয় হদাইবিয়ার সন্ধি হতে। $$$ 
[5%% হুদাইবিয়ার সন্ধি পর্যস্ত ছয় বছরের নিরবিচ্ছিন্ন চেষ্টা ও সাধনা সংগ্রামের ফল এই দাড়িয়েছিল যে, 11745 
(৫5$% আরবের প্রায় এক তৃতীয়াংশ এলাকায় ইসলাম একটি সুসংবদ্ধ সমাজের বিধান ও ব্যবস্থা, এক [41152 
(7 পরিপূর্ণ সভ্যতা ও সংস্কৃতি এবং একটি স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে। যখন টু $2 
222% হুদাইবিয়ার সন্ধি সংঘটিত হয়, তখন দ্বীন-ইসলাম অপেক্ষাকৃত অধিক শান্তি ও নিরাপত্তাপূর্ণ 28৫ 
৫$$$$ পরিবেশে চারদিকে সম্প্রসারিত হয়ে পড়ার বিপুল সুযোগ লাভ করে। (বিস্তারিত বিবরনের জন্য সূরা ;$% 
(%%% আল-মায়েদার ভূমিকা দ্রষ্টব্য) অতঃপর ঘটনার গতি দুটি ইড় পথে চলতে শুরু করে, যার পরিণামে ;$%%৫ 
(৫ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফল প্রকাশিত হয়। তার মধ্যে একটির সম্পর্ক আরব দেশের সাথে, আর (৫ 
2 অপরটির সম্পর্ক রোমান-সাম্রাজ্যের সাথে। (222 
2 আরব বিজয় (8 
$$$ £2288 
7 হুদাইবিয়ার সন্ধির পর আরব দেশে ইসলামী দাওয়াত প্রচারের এবং শক্তি সংগ্রহের জন্য যেসব $$$ 
5 উপায় ও পন্থা অবলম্বিত হয়, তার দরুন দু-বছরের মধ্যেই ইসলামের ব্যাপক প্রসার ঘটে । তার ৫ 
১ শক্তি অত্যন্ত বৃদ্ধি পায়, তার সাথে মুকাবিলায় এসে প্রাচীন জাহেলী শক্তি পর্যদুস্ত ও নিস্তেজ হয়ে $$ 


> 


* 
ডক 
$ 
৫% 


১৫ যেতে বাধ্য হয়। শেষ পর্যন্ত কুরাইশদের অতি উৎসাহী লোকেরা যখন পরাজয় আসন্ন দেখতে পেল, 
৫ তখন আর তারা তা বরদাস্ত করতে পারল না। উত্তেজনার আতিশয্যে তারা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ 
$$$ করে বসল, তারা এই সন্ধির বাধ্য-বাধকতা হতে মুক্তি লাভ করে ইসলামের সাথে সর্বশেষ শক্তি { 
(৫৫ পরীক্ষায় উত্তীর্ণ হতে চাচ্ছিল কিন্তু এই সন্ধি চুক্তি তংগের পর নবী করীম (সঃ) তাদেরকে পুনরায় (1৫? 
(৫ সংগঠিত হয়ে ওঠার কোন সুযোগই দিলেন না । তিনি আকস্মিকভাবে মক্কার উপর আক্রমণ চালিয়ে $$ 
$$$ তাকে জয় করে নিলেন। (সূরা আনৃফাল এর ৪৩ নং টীকা দ্রষ্টব্য) অতঃপর প্রাচীন জাহেলী শক্তি | 
(৫ হুনাইনের ময়দানে শেষ আত্ম-হত্যায় অবতীর্ণ হয় । এখানে হাওয়াযিন, সাকীফ, নযর, জুশম এবং. 
$৫৫৫১ অন্যান্য জাহেলিয়াত পন্থী গোত্র ও কবীলার লোকেরা নিজেদের সমস্ত শক্তি-সামর্থ সর্বাত্মক ভাবে | 


বে 
৫৫১ 

৬৫ 
৫৫. 


পে 
তি 

825 
রঃ 


কিউ 

৪ 

রী: 

সী 
CAAA) 


@ 
এ 
টি 


$$ নিয়োজিত করে। ইসলামের এই বিপ্লবী আন্দোলনকে- যা মক্কা বিজয়ের পর পূর্ণত্ব লাভ করেছিল- $$$$$ 
$$$ প্রতিহত করাই ছিল তাদের একমাত্র লক্ষ্য । কিন্তু তাদের এই উদ্যমও ব্যর্থ হয়ে যায়। হুনাইনের (1 
ORO nO nO Fd ৫৮৩ 
$4%%. ময়দানে পরাজিত হওয়ার পর সমগ্র আরব দেশ সম্পর্কে এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পরিগ্রহ করে যে, ৬৫২ 
৪৪৬ I 7 6৮৫৭৫ 
1 এখন তা দারুল ইসলাম ইসলামী রাষ্ট্রই হবে, অন্য কিছু হওয়া সম্ভব নয় । এই ঘটনার পর এক বছর $$%$%৭ 
৬: রিচ ৮৬৮৬৬ 
৫, কাল অতিবাহিত হবার পূর্বেই আরবের অধিকাংশ এলাকা ইসলামের পদানত হয়। এই সময় ১4 
$$$ জাহেলী জীবন ও সমাজ-ব্যবস্থার মাত্র কয়েকটি বিচ্ছিন্ন উপাসকই বিভিন্ন এলাকায় অবশিষ্ট দেখা $$ 8 
22%" যায়। এ যুগে উত্তরাঞ্চলে রোমান সাম্রাজ্যের সীমান্তে যে সব ঘটনা সংঘটিত হয়েছিল, তা 83 
CELL 24824 
৫ ইসলামের সম্প্রসারণ ও বিজয়-সংগ্রামের সম্পূর্ণতা বিধানের পক্ষে বহু আনুকুল্য দান করে ও (2 
$$$ বিপুলভাবে সাহায্য করে। নবী করীম (সঃ) ত্রিশ হাজার সৈন্য নিয়ে পূর্ণ সাহসিকতা ও বীরত্বের 222? 
১৫৫ সংগে এখানে উপস্থিত হলেন। কিন্তু রোমান বাহিনী তার সংগে প্রত্যক্ষ সংঘর্ষে আসতে রীতিমত 7 


২১, 
৪ 
৪৫৫ $ ং অতিশয় নবী করীমের এবং ৬৬৬৬ 
2%" ইতন্ততঃ করেছিল এবং য় দুর্বলতা দেখিয়েছিল। এতে সময আরব দেশে এবং 1৫ 


৫ তার প্রচারিত দ্বীন ইসলামের প্রভাব-প্রতিপত্তি অপরিসীমতাবে বৃদ্ধি পায়। এর আকস্মিক ফল এই (৫ 
৫ দেখা গেল যে, তাবুক হতে প্রত্যাবর্তনের সংগে সংগে আরবের বিভিন্ন অঞ্চল হতে প্রতিনিধিদল (৫ 
৫ আগমনের এক ধারাবাহিকতা শুরু হয়ে গেল এবং তারা ইসলাম গ্রহণ করতে ও ইসলামী রাষ্ট্রের $$$? 
$$ আনুগত্য গ্রহণ করতে লাগল (মুহাদ্দেসগণ এই পর্যায়ে যে সব গোত্র- কবিলা এবং আমীর- 0$$$$$ 


CO) 

৫৫ ১৩৫৮৫ 
৫১ ০৮৫৫৭ 
6৬৮8৬. 
9, (৫১৫১৫) 


১০, 
0 


C=) 
> 
ELE 
$-$% 


C 
$ 
22) 
৮%% 


০৭ 
e004 
১৫৫১ 


১০, 


সূরা 'আত্-তওবা-৯ ১১১ পারা-১০ 


বাদশাদের প্রতিনিধি দলের উল্লেখ করেছেন, তাদের মোট সংখ্যা ৭০ পর্যন্ত পৌছেছে। এরা আরবের 
উত্তর, দক্ষিণ-পূর্ব ও পশ্চিম অঞ্চল হতে এসেছিল ।) কুরআন মজীদে এই অবস্থার বর্ণনা করা হয়েছে 


সি ৮৯727822522 ভিত ৪282 ০১৭ PACTS 
ld ৩০৭ ০৮০1-৮59305501547152525%1 


১০ আস 
গতি শা শি AFA তা তা আতা he 


t পড 2A Aer ৯৬ তি 86 

৩81১০৬০12১১ ৪১০শ৯৮০০৪৩2 
-“যখন আল্লাহর সাহায্য এবং বিজয় এল এবং তুমি দেখতে পেলে যে লোকেরা দলে দলে ইসলামে 
দাখেল হচ্ছে।” 


তাবুক যুদ্ধ 
রোমান সাম্রাজ্যের সংগে ছন্দ ও সংঘর্ষ মক্কা বিজয়ের পূর্বেই শুরু হয়ে গিয়েছিল । নবী করীম (সঃ) 
হুদাইবিয়ার সন্ধির পর ইসলামের দাওয়াত প্রচারের উদ্দেশ্যে আরবের বিভিন্ন অঞ্চলে যে সব প্রতিনিধি 
দল প্রেরণ করেছিলেন, তার মধ্যে একটি দল উত্তর দিকে সিরিয়া সংলগ্ন এলাকায় অবস্থিত 
গোত্রসমূহের নিকট গিয়েছিল । এদের অধিকাংশই ছিল খৃষ্টান এবং রোমান সাম্রাজ্যের প্রভাবাধীন । 
তারা জা-তুত তালাহ নামক জায়গায় প্রতিনিধি দলের ১৫জন লোককে হত্যা করে। কেবলমাত্র 
প্রতিনিধি দলের নেতা কাআব ইবনে উমাইর গাফারী কোনক্রমে বেঁচে গিয়েছিলেন । এই সময় নবী 
করীম (সঃ) বসরা অধিপতি শুরাহ বিল ইবনে আমর এর নামেও ইসলামের দাওয়াত-পত্র প্রেরণ 
করেছিলেন কিন্তু সে নবীর পত্র বাহক হারেস ইবনে উমাইরকে হত্যা করে । এই বসরা প্রধানও ছিল 
খৃষ্টান এবং সরাসরি রোম-সম্রাট কাইজারের শাসনাধীন । এসব কারণে নবী করীম (সঃ) অষ্টম 
হিজরীর জমাদিউল-আউয়াল মাসে তিন হাজার মুজাহিদের একটি বাহিনী সিরিয়া সীমান্তে 
পাঠিয়েছিলেন, যেন ভবিষ্যতে এই অঞ্চলটি মুসলমানদের জন্য নিরাপত্তাপূর্ণ থাকে এবং এই এলাকার 
লোকেরা মুসলমানদের দূর্বল মনে করে তাদের উপর বাড়াবাড়ি করার দুঃসাহস না করে। এই বাহিনী 
মায়ান নামক স্থানে পৌছুলে জানা গেল যে, শুরাহ বিল ইবনে আমর এক লক্ষ সৈন্য নিয়ে প্রত্যক্ষ 
মুকাবিলার উদ্দেশ্যে অগ্রসর হচ্ছে। ওদিকে স্বয়ং রোমের কাইজার হিসচ নামক স্থানে উপস্থিত এবং 
সে তার ভাই থিওডোর এর নেতৃত্বে আরও এক লক্ষ সৈন্য পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই সব ভয়াবহ 
খবরাদি সত্বেও তিন সহস্র প্রাণ উৎসর্গকারী এই সংক্ষিপ্ত বাহিনী সম্মুখেই অগ্রসর হতে থাকে এবং 
মৃতা নামক স্থানে শুরাহ বিলের এক লক্ষ সৈন্যের সংগে সংঘর্ষে লিপ্ত হয়। এই দুঃসাহসের পরিণাম 
তো এ হওয়া উচিৎ ছিল যে, ইসলামের মুজাহিদগণ সম্পূর্ণ রূপে নির্মূল হয়ে যাবে; কিন্তু এক ও 
তেত্রিশ এর পার্থক্য সমবিত এই সংঘর্ষেও কাফেররা মুসলমানদের উপর জয়ী হতে পারেনি দেখে 
সমগ্র আরব ও নিকট-প্রাচ্যের লোকরা স্তপ্তিত হয়ে গেল । ঠিক এই ব্যাপারটিই সিরিয়া ও তৎসন্নিহিত 
অঞ্চলের অর্ধ-স্বাধীন আরব গোত্র এবং ইরাকের নিকটবর্তী নজদী গোত্রগুলোকে- যারা ইরান 
সম্রাটের প্রভাবাধীন ছিল- ইসলামের দিকে আকৃষ্ট করল এবং তারা হাজার সংখ্যায় মুসলমান হয়ে 
গেল। বনী সুলাইমা-যার সরদার ছিলেন আব্বাস ইবনে মিরদাস- এবং আশজা গাতখান জুদিয়ান ও 
ফাজারার লোকজন এই সময়ই ইসলামে প্রবেশ করে । আর এই সময়ই রোমান সাম্রাজ্যের আরব 
সৈন্য বহিনীর ফরওয়া ইবনে আমর আলজু জামী নামক সেনাপতি ইসলাম কবুল করে। এই লোকটি 
নিজের ঈমানের এমন এক বাস্তব প্রমাণ উপস্থিত করে, যার ফলে চারিদিকে সমস্ত পরিবেশটিই 
স্তম্ভিত হয়ে পড়ে । ফরওয়ার ইসলাম কবুল করার সংবাদ যখন কাইজারের নিকট পৌছিল তখন সে 
তাকে গ্রেফতার করে নিজের দরবারে উপস্থি করল এবং তাকে বলল যে, তুমি দুটি জিনিসের যে 
কোন একটিকে গ্রহণ কর । হয় ইসলাম ত্যাগ কর; ফলে তোমাকে শুধু মুক্তিই দান করা হবেনা, 


৫ 


১০, 


ডি 
৫ 
bt 


ক 
On Oa 
000 


১৩ 
১০, 


১০০০৭, 
৫৬৬৭ 
SRLS 


৬ 
১৪, 
oe 


(০৫১১১ 
11512 


> 
৬৬ 


৩, 


0 
৩. 


১ 
৫ 
(3 


৯ 
তত 
Oa, 


ERO OO OO 
90.0৫.0৫ 
8 


১, 
eee 


৫ 
১ 


১ 
১৩ 
0 


0 
2 
৬ 


১9 


১৫ 


ড্$ 


0 
৬ 


4, 
@& 


ঞ 


0 
$ 
কী 

৫ 
@ 


১ 


৯ 
১০, 


© 
৫৬ 
৪৬ 
৫ 
(০১৫ 


২০ 


৫ 


১ 
৫ 
tS 
টি 
৫, 


০, 


৫১৫ 
0 
১১ ১৩ 
৯৩৬৫ 


২১, 


০) 


৫ 
৫ 
(XK) 


() 
bt 


এ 
টু 


টু 


৫ 


৯ 


৫৫ 
6, 
0 


0 


১৩, 


১০, 
৫১ 
০, 


0 
১ 


১০, 
৫১ 
bt 


৫ 
& 
৫.৫ 
< 


৫ 
৫ 
< 
Ae 


> 

৮. 
bt 
৮ 


১) 


0 


0 


04 


০ 
এ, 


© 
১ 
৫ 


রঃ 
১ 
0 


৮ 


১০, 
১ 
১, 


রং 


0 


0, 


টক 


১৫, 


০ 


এ 
এ 


6১ 


১৫ 


CY 


=) 
be 
3 
৫ 


এ 


৬ 


৫9 


১৫ 


৫ 


৫ 


১০ 
১, 


এ, 


১ 


0 


0 


0 


এ 
০, 
৯ 


৬০) 


0 


0) 


0 


© 


১ 
৫১ 
৯ 


১৯ 


২০ 
৫১ 
এ, 


১৫১ 

৬. 

> 
৬ 


০ 
< 


0 
> 


5৬৩ 
৬৩৬ 


> 
১ 


এ, 


OO 


রি 


৫৯ 


৫ 


০ 


© 


৫১ 

ডি 
রর 
CD) 


১৫৯ 


১৫ 


রঃ 
তি 
<) 


৫৯ 


< 


$0 


১ 
কক 
YS 
0 


0 
0 


১৫, 


১ 


১০, 
টি 

১ 
ভি 


১৫ 


৫০০১ 
০, 

৬৮৫ 
১, 


৬, 
১ 
00 


0 
৪৬৫ 
৪ 


১০ 


২ 

১ 

৬০ 
ক 


১ 

Ae 

Bl 
৫ 


১৫ 


YS 
ৈ 
এস, 


চি 


0 
0) 


CY 
৫২ 


০ 


১ 
৫ 


0 
১৩ 


১ 


২০, 


১০, 
১ 


০ 
১৫ 


১৫১, 
oO 
0 


৫ 
@ 
CD 


১ 
১৩ 
১, 
৫১ 


কী 


১৫ 


২, 


৫ 


এ 
@ 


১, 
৯ 
0 


0) 
0 
৫২ 
৫৫ 


১৩ 
0 
® 


© 
টি 
২০ 


১, 


২০ 
bt 


৫ 


৩ 
২০, 
১, 


১, 


১ 


২. 
১০, 
১০ 


a) 
এ 
টা 


৫ 


১ 


১৪ 


৩ 


কী 


০, 


০, 


৫ 
0 


® 
কী 


7 
২, 
ডে 
0 


টে 
© 
টে 


৫৯ 
0 
0) 


ণ 
bd 
টক 
টি 


ক্ষ 


সূরা “আত্-তওবা-৯ ১১৩ পারা- ১০ 


প্রকৃত নিষ্ঠবান মুসলমানেরা পূর্ণোদ্যমে যুদ্ধের প্রস্তুতিতে আত্ম নিয়োগ করলেন । সাজ-সরঞ্জাম - 
সংগ্রহের ব্যাপারে প্রত্যেকেই অপরের তুলনায় বেশী অংশ গ্রহণে তৎপর হলেন। হযরত উসমান 
(রাঃ) এবং হযরত আব্দুর রহমান ইবনে আওফয়(রাঃ) বিপুল পরিমাণ অর্থ-দান করলেন । হযরত 
উমর নিজের সমগ্র জীবনের উপার্জনের অর্ধেক এনে পেশ করলেন, হযরত আবু বকর (রাঃ) নিজের 
সমস্ত সম্পদ উৎসর্গ করলেন । দরিদ্র সাহাবীরা মেহনত্‌- মজুরী করে যা কিছু পেরেছিলেন, তা সবই 
এনে দিলেন মেয়েরা নিজেদের গহনা খুলে দিলেন । প্রাণ-উৎসর্গকারী স্বেচ্ছাসেবীদের বাহিনী চার 
দিক হতে এসে জমায়েত হতে লাগল । তারা দাবী করল, অস্ত্র ও সরঞ্জামের ব্যবস্থা হলে আমরা 
আমাদরে প্রাণ কোরবান করতে প্রস্তুত । যারা যানবাহন পায় নি, তারা কান্নাকাটি করতে লাগলেন এবং 
এমনভাবে নিজেদের প্রাণের কাতরতা প্রকাশ করতে লাগলেন, যা দেখে রসূলে করীমের (সঃ) প্রাণে 
ব্যাথা অনুভুতহল । বস্তুতঃ ঈমান ও মুনাফেকীর পার্থক্য সূচিত হওয়ার জন্য এ সময়টি একটি নির্ভুল 
মানদন্ড হয়ে দাড়াল । এ সময় কারো যুদ্ধ ময়দান হতে দূরে পড়ে থাকার অর্থই হচ্ছে ইসলামের 
সাথে তার মনের সম্পর্ক সন্দেহ-পূর্ণ । এ কারণে তাবুকের দিকে যাবার সময় সফরকালে যে যে 
ব্যক্তিই পিছনে পড়ে যেত, সাহাবা কিরাম তার সম্পর্কে রসূলে করীম (সঃ) কে জানিয়ে দিতেন। 
এবং নবী করীম (সঃ) সংগে সংগেই জবাবে বলতেন। | 
-"ছাড়ো, তার মধ্যে কোন কল্যাণ থাকলে আল্লাহ আবশ্যই তাকে এনে তোমাদের সাথে একত্রিত 
করবেন । আর তা না হলে শোকর কর যে, আল্লাহ তাকে তোমাদের হতে বিচ্ছিন্ন করে দিয়েছেন 
এবং তার মিথ্যা সাহচর্ষের বন্ধন হতে তোমাদের মুক্তি দিয়েছেন ।” | 


নবম হিজরীর রজব মাসে নবী (সঃ) ৩০ হাজার মুজাহিদ সংগে নিয়ে সিরিয়ার দিকে রওনা হলেন। 
এই বাহিনীতে ছিল দশ হাজার উ্টারোহী যোদ্ধা। উটের সংখ্যা ছিল এতই কম যে, এক একটি 
উটের পিঠে একাধিক. লোক সওয়ার হচ্ছিল। তার উপর গ্রীষ্মের প্রচন্ড গরম ও পানির অভাব। কিন্তু $$ 
এই সব সত্ত্বেও প্রকৃত মুসলমানেরা এই সংকট সময়ে যে অসীম সাহসিকতা ও দৃঢ় সংকল্পের 
পরিচয় দিয়েছিলেন, তাবুকে পৌছে যাওয়ার পরই তার নগদ ফল তারা লাভ করেছিলেন । সেখানে ১8% 
পৌছে তারা জানতে পারলেন যে, কাইজার ও তার অধীন লোকেরা প্রত্যক্ষ মুগ্ধাবিলায় আসার ১%: 
পরিবর্তে সীমান্ত হতে নিজেদের সৈন্য-সামন্ত প্রত্যাহার করে নিচ্ছে। এবং সম্মুখ যুদ্ধ করার মত ১$$$$ 
কোন সৈন্যই অবশিষ্ট নেই । ইতিহাস লেখক এই ঘটনাকে এমনভাবে লিখেছেন যে তাতে মনে ৮ 
হয়, নবী করীম (সঃ) রোমান সৈন্য সমাবেশ সম্পর্কে যে খবর পেয়েছিলেন, মূলতঃ তাই ছিল $৫ 
মিথ্যা । কিন্ত তা আসল ব্যাপার নয়। প্রকৃত ঘটনা ছিল এই যে, কাইজার সৈন্য-সমাবেশ শুরু করে 
দিয়েছিল, কিন্তু তার পূর্ণ প্রস্তুতির পূর্বেই যখন নবী করীম (সঃ) প্রত্যক্ষ সংগ্রামে উপস্থিত হলেন, 
তখন সে সীমান্ত হতে সৈন্য প্রত্যাহার করা ছাড়া আর কোন উপায়ই দেখতে পেল না। মৃতা যুদ্ধে ৩ 
হাজার ও এক লক্ষ সৈন্যের যে প্রত্যক্ষ সংগ্রাম সে দেখতে পেয়েছিল, সেখানে স্বয়ং নবী করীমের 
(সঃ) নেতৃত্বে আগত ৩০ হাজার সৈন্যের মুকাবিলা করার জন্য এক-দু'লক্ষ সৈন্য নিয়েও ময়দানে »€ 
আসতে কিছুমাত্র সাহস পেল না। 

কাইজারের এভাবে পালিয়ে যাওয়ার কারণে ইসলামী শক্তির যে নৈতিক বিজয় সূচিত হল, এ অবস্থায় 
নবী করীম (সঃ) এটাকে যথেষ্ট মনে করলেন। এ জন্য তাবুক অতিক্রম করে সিরিয়া সীমান্তে 
প্রবেশে করার পরিবর্তে এ নৈতিক বিজয়' -এর সাহায্যে সম্ভাব্য সকল প্রকার রাজনৈতিক ও সামরিক ৫৫ 
সুবিধা লাভকেই অগ্রাধিকার দান করলেন। এ কারণে তিনি তাবুকে ২০ দিন অবস্থান করে রোমান +$$৫ 
সাম্রাজ্য ও ইসলামী রাষ্ট্রের মধ্যবর্তী ও প্রধানতঃ রোমান সামাজ্য প্রভাবাধীন ছোট ছোট রাজ্যগুলিকে 21 
সামরিক প্রভাব খাটিয়ে ইসলামী রাষ্ট্রের অনুগত করদ রাজ্যে পরিণত করতে সক্ষম হলেন। ১%%% 
“দাওমাতুল জান্দাল'-এর খৃষ্টান গোত্রপতি আকিদার ইবনে আব্দুল মালেক কিন্দী, আয়লার খৃষ্টান ১৫৫৫৫ 
গোত্রপতি ইউহানা ইবনে দৃবা: এই ভাবে মাক্না, জার্বা ও আজরাহ নামক জায়গার খৃষ্টান ১$৫+%% 


৮৫ 

৫ 
৮৫ 
৫ 


১৫7 

৫ 
ঞ 
৫৫ 
১& 
৮$ 


৫১) 
৮ 


0 
0 


ORES 
১৫৫৫ 
৫৫ 
৪৪৬৬ 
৫৫ 
bb 
0 
৫) 


<) 
৮৫ 
0 
রি 


৫১৫১ 
০০৩ 
COO 
0000600 
৫৫ ৫ bt 
9909.099 


< 

be 
টি 

0) 


১, 


৫১ 
KS 
ND 
টি 
0 


৫ 
৫ 
ডি 
6) 
৫৯ 


8: 
2 


> 
0 


টি, 
রে 
$Y 


২০৬৬৫ 
099090000090 
২৫৫২৫ক৫+৪ 
66:85:55 
১৭ 
0090000000 
CLR ALARA RSALLLL 
(৮৫ ৫৫৫৫ 


(০১৫৫১ 
৬৪৮৫৬ 
২১৫১৫ 
উর 
$৬৬৬-৯৬: 
চক 


১ 
হী 


৩ 


৫ 

$Y 
সক 
৮ 
ডি 


১ 


৫১৫১৫ ৯ 
৬৮৬ 

১৫১০৯ 0 
CS 
০১৫৫১ ০ 
212 
STOOLS 


> 
Oe 
0 


১ 
CY 


(YS 


টি 
৫ 


১ 


১৫ 
$$ 
ORS, 


0 
৫ 


০১৫ 
EL ঞ 
ত 
0:0: 
ডে 
৫৫১ 


১ 
৫ 
@ 
be 


oo) 
$C 


সূরা ‘আত্‌-তওবা-৯ ১১৪ পারা- ১০ 


? দলপতিরাও জিযিয়া আদায়ের বিনিময়ে মদীনা সরকারের তাবেদারী গ্রহণ করল । এর ফল এই হল 
+ যে, ইসলামী রাষ্ট্রের সীমা সরাসরিভাবে রোমন সাম্রাজ্যের সীমান্ত পর্যন্ত সম্প্রসারিত হল। আর যে ? 
££ সব আরব গোত্রকে রোমান ময্রাটরা আরব শক্তির বিরুদ্ধে এতদিন পর্যন্ত ব্যবহার করে এসেছে, 
&$ তাদের অধিকাংশই এখন রোমানদের বিরোধী ও মুসলমানদের সমর্থক ও সাহায্যকারী হয়ে গেল। 
এছাড়া সবচেয়ে বন্ড ফায়দা এই হল যে, রোমন সাম্রাজ্যের সাথে দীর্ঘ মেয়াদী কোন ছন্দে জড়িত 
হবার পূর্বেই ইসলাম আরবের বুকে শক্ত হয়ে দাড়াবার অপূর্ব সুযোগ লাভ করল । অপরক দিকে যে 
সব লোক এত দিন প্রাচীন জাহেলীয়াতের পূনঃ প্রতিষ্ঠার আশায় দিন গুণছিল, তাদের মেরুদন্ড 
একেবারে চূর্ণ হয়ে গেল। তাদের মধ্যে অনেক ছিল প্রকাশ্য মুশরিক আর অনেক ছিল ইসলামের 
আবরণে মুনাফেক। তাদের অনেকেরই অবস্থা এতদূর চরমে পৌছেছিল যে ইসলামের শীতল ছায়ায় ? 


৫৫ 
রি 
০১৩, 


১ 


১৫ 
0, 


0 
Ls 
৪ 


> 
(XN) 

() 
0.00.0 
6. 
$000 

১৫০০ ১৫১৫১, 


১ 


> 
0 


৫৩ 
১১৫ 


৬ 


৯ 
TITS 
CY 

en fo 

OO nO a0 

SLES 

006 
POO 


oe 
৬ 
১৮০১৫০৫৫১৬৫ On Oa LY 0 
৫১০৯ 
00 
টি 


উ 
৯ 
তি 
৬৬ 


$ 8 আশ্রয় নেয়া ভিন্ন তাদের আর কোন উপায় থাকল না । নিজেরা ঈমানের অমূল্য সম্পদে ধন্য হতে তত 
৮? পারুক আর-না-পারুক, অন্ততঃ তাদের ভবিষ্যত বংশধরেরা ইসলাম কবুল করার সুযোগ পেল । ১৫% 
(4 এরপর যে অল্প সংখ্যক লোক শেরক্‌, ও জাহেলীয়াতের ওপর দাড়িয়ে থাকল, তারা বড়ই অসহায় $%% 
১ হতে পড়ে । আর আল্লাহতা'আলা যে সংশোধনমূলক বিপ্লবের উদ্দেশ্য রসূল পাঠিয়েছিলেন তার $৫৫৫ 
অগ্রগতির পথে তারা কিছুমাত্র প্রতিবন্ধক হয়ে দাড়াতে পারল না। তত 

৫ এই পটভূমির পরিপ্রেক্ষিতে এই সময়কার ঘনীভূত বড় বড় সমস্যা এবং সূরা “তওবায়' আলোচিত $$$ 
বিষয়াদি আমরা সহজেই আয়ত্ত করতে পারি । 3 


১. এই সময় পর্যন্ত আরব দেশের শাসন-শৃংখলার কর্তৃত্ব যেহেতু ঈমানদার লোকদের হাতে এসে $22: 
গিয়েছিল এবং সকল বিরোধী শক্তিই প্রতিহত ও পর্যুত্ত হয়েছিল, এ কারণে সমগ্র আরব দেশকে $৫৫9 
দারুল-ইসলামের পরিণত করার জন্য অপরিহার্য নীতিসমূহ সম্মুখে প্রতিভাত হওয়া একান্তই জরুরী $$ 


ছিল। আমরা দেখছি তা নিন্মলিখিত রূপে প্রকাশিত হলঃ ও 
(ক) সমগ্র দেশ হতে শেরক্-কে সম্পূর্ণরূপে নির্মূল ও উৎখাত করতে হবে। প্রাচীন মুশরেকী 1? 
সমাজ-ব্যবস্থার মূল উৎপাটন করতে হবে, যেন ইসলামের কেন্দ্রস্থল চিরদিনের তরে সত্যিকার $$$$ 
ইসলামের কেন্দ্রে পরিণত হতে পারে এবং কোন শক্তি তার ইসলামী প্রকৃতিতে না কোন বিঘ্ন সৃষ্টি $$$ 


করতে পারে আর না কোন বিপদের সময় আভ্যন্তরীন বিপদের কারণ হয়ে দেখা দিতে পারে । এ £ 


কারণেই মুশরেকদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এবং তাদের সাথে পূর্বের সব চুক্তি ভংগ করার $$$ 
ঘোষণা দান করা হল। TG 

খে) কাবা ঘরের ব্যবস্থাপনা ঈমানদার লোকদের হাতে ন্যস্ত হবার পর আল্লাহর খালেস বন্দেগী 18৫ 
উদযাপনের জন্য নির্মিত ও উৎসগীকৃত এই ঘরে এখনো পূর্বানুরূপ শেরক্‌ ও বুতপরস্তি চলতে থাকা ৫% 
কিছুতেই শোভা পায়না । সেই ঘরেরু পরিচালনা ক্ষমতাও মুশরিকদের হাতে থাকতে পারে না। এই $$$ 
কারণে নির্দেশ দেয়া হল যে কাবা ঘরের পরিচালনার- ব্যবস্থাপনার কর্তৃত্ব ভবিষ্যতে তওহীদ ১৫% 
{$$$ বিশ্বাসীদের হাতেই থাকতে হবে । উপরত্তু আল্লাহর সীমা-সরহদের মধ্যে শেরক ও জাহেলীয়াতের $$$ 
O a0) nO nO 

সমস্ত রসম-রেওয়াজ শক্তিপ্রয়োগে বন্ধ করতে হবে! শুধু তাই নয়, অতঃপর মুশরিকরা আল্লাহর $&%% 
ঘরের নিকটও আসতে পারবে না। এমন ব্যবস্থা হওয়া বাঞ্ছনীয়; যেন ইবরাহিম নবীর (আঃ) প্রতিষ্ঠিত $$$ 

এই মহান প্রতিষ্ঠান শেরক্‌-এর পংকিলতায় মলীন হবার কোন আশংকাই অতঃপর না থাকে। হর 

(গ) আরবে তামান্দুনিক জীবনে জাহেলীয়াতের যেসব রসম-রেওয়াজের এখন পর্যন্ত প্রচলন ছিল হরর 

₹% আধুনিক ইসলামী যুগেরও তা চলতে দেওয়া কিছুতেই উচিত হতে পারে না। এ কারণে তারও 49% 
মুলোৎপাটনের দিকে দৃষ্টি দেওয়া হল। নাসী (হারাম মাসকে হালাল ও হালাল মাসকে হারাম নির্দিষ্ট ৫৫ 
করা)-র রেওয়াজ ছিল এই সব বদ্‌-রসমের মধ্যে অন্যতম ও প্রধান! এই জন্য তার উপর 2 

| ৪৬৬, 

৫১৫ ৫৫১৫ 


সূরা “আত্-তওবা-৯ - ১১৫ ২ পারা- SSIES 
৫ 

সোজাসুজি আক্রমণ চালানো হয় এবং এই আক্রমণ দ্বারা মুসলমানদের জানিয়ে দেয়া হল যে, অবশিষ্ট ৫% 

জাহেলীয়াতের চিহ্ন ও নিদর্শগুলির সাথেও এরূপ ব্যবহারই করতে হবে। (1. 


২. আরবে ইসলামের ভুমিকা পূর্ণ লাভ করার পর দ্বিতীয় একটি পর্যায় সম্মুখে উপস্থিত হয় । তা হল ৫82% 
আরবের বাইরে দ্বীন ইসলামের প্রভাব রিস্তার করা বা ইসলাম প্রভাবিত এলাকার সম্প্রসারণ । এ (৫4 
ব্যাপারে রোমান সাম্রাজ্য ও পারস্যের রাষ্ট্রীয় শক্তি সর্বাধিক ভাবে পর্বত সমান বাধা হয়ে দাঁড়িয়ে ছিল। ৮৫৫% 
এ জন্য আরবদেশ-সংক্রান্ত দায়িত্ব পালন হবার পর পরই এই শক্তিওলোর সাথে এরূপ অবস্থার সৃষ্টি & 
হওয়াও ছিল একান্ত অনিবার্য । অবশ্য পরে অপরাপর অমুসলিম রাষ্ট্র ও তামাদ্দুনিক শক্তির সাথেও তর 
এরূপ অবস্থার সৃষ্টি হওয়াও ছিল অবশ্যন্তাবী । এ কারণে মুসলমানদের নির্দেশ দেয়া হয়েছিল যে, 4 


৫. 
=> 


ক 
৮৮৮৫ 
C9 


১ 


১ 


> 


(৮9 
আরবের বাইরে যে সব লোক দ্বীন ইসলামের অনুসারী ও অনুগত নয়, তাদের স্বাধীন সার্বভৌমত্কে ! 38 
শক্তির জোরে খতম করতে হবে, যতক্ষণ-না তারা ইসলামী প্রাধান্যকে স্বীকার করে তার অধীনতা 008% 
কবুল করতে প্রস্তুত হয় । অবশ্য দ্বীন ইসলামের প্রতি ঈমান আনার ব্যাপারটি সম্পূর্ণ রূপে তাদের ৫৫4% 


উপর জোরপূর্বক চাপিয়ে দেয়ার কোন অধিকারই তাদের থাকতে পারেনা । খুব বেশীর পক্ষে যতখানি (৭৫ 
আযাদী ও ইখতিয়ার তাদের দেয়া যেতে পারে তা শুধু এতটুকুই যে, তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে ১৫4$% 
১25505 2৫৫৫ 

করতে হবে। ০০৩, 
৩. তৃতীয় পর্যায়ে কঠিন হয়ে দেখা দিয়েছিল মুনাফিক সমস্যা । এ পর্যন্ত সাময়িক সুবিধাবাদের ৫% 
' দৃষ্টিতে তাদের ব্যাপরটিকে খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি । কিন্তু যখন বৈদেশিক বিপদের ৮4৫ 
চাপ-্রাস পেয়েছিল- একেবারে ছিলই না বলা চলে, তখন ভবিষ্যতে তাদের সাথে কোন রূপ নম্র (৫ 
আচরণ করতে নিষেধ করা হয় । বরং ইসলামের প্রকাশ্য দুশমনণদের প্রতি নিয়োজিত কঠোর নীতি ($$$ 
এই প্রচ্ছন্ন দুশমণদের সাথেও অবলম্বন করতে হবে বলে তাগিদ করা হয় । এই নীতির কারণেই নবী ৮ 
করীম (সঃ) তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে সুয়াইলিমের ঘরে অগ্নিসংযোগ করে দিলেন । কেননা ৫22 
তথায় বহু সংখ্যাক মুনফিক মুসলমানদেরকে যুদ্ধে যোগদান থেকে বিরত রাখার জন্য চেষ্টা করার 14? 
উদ্দেশ্যে একত্রিত হয়েছিল । আর নীতি অনুযায়ীই তাবুক হতে প্রত্যাবর্তন করার সংগে সংগে ৮ 
সর্বপ্রথম যে কাজটি নবী করীম (সঃ) করলেন, তা হচ্ছে “মসজিদে যিরার'কে ধ্বংস করা ও +৫৫৫৭ 
অশ্নিসংযোগে ভশ্ম করে দেবার নির্দেশ দান। ০৬৫৮ 
৪. সত্যিকার মুমিনদের মধ্যে এই সময় পর্যন্তও যে সংকল্পের দুর্বলতা অবশিষ্ট রয়ে গিয়েছিল তার (৫ 
সংশোধন ছিল একান্ত অপরিহার্য। কেননা ইসলাম এখন এক আন্তর্জাতিক শক্তি হিসেবে গন্য হতে (114 
$ ও আন্তর্জাতিক ক্ষেত্রে পদাঁপণ করার জন্য প্রস্তুত হয়েছিল! এই সময় একটি মাত্র মুসলিম রাস্ত্রীকে 0৫% 
সমগ্র অমুসলিম দুনিয়ার সাথে সংঘর্ষে নামতে হচ্ছিল বলে মুসলমানদের অভ্যন্তরে সংকল্প (৫5 
দৌর্বল্যের মত মারাত্মক বিপদ আর কিছু হতে পারে না। এই কারণে তাবুক যাত্রা কালে যে সব ১৫৫৫৭ 
লোক দূর্বলতা ও অবসাদ-অবহেলা বা সুযোগ সন্ধানের বাতুলতা প্রদর্শন করেছে তাদেরকৈ কঠোর ৫% 
ভাষায় তিরস্কার করা হয়। কোন যুক্তি-সংগত কারণ বা ওযর ছাড়াই এই ধরনের সংকট মুহূর্তে (৫ 
পিছনে পড়ে থাকা মুলতঃই এক মুনাফিকী ভূমিকা এবং সঠিক ঈমানদার না হওয়ার এক সুস্পষ্ট £৫৫৫৫ 
প্রমাণ হিসেবে গন্য করলেন। অতঃপর ভবিষ্যতের জন্য স্পষ্ট ভাষায় একথা ঘোষণা করে দেয়া হয়ে (£% 
যে, আল্লাহর দ্বীন প্রচারের চেষ্টা ও সাধনা এবং কুফর ও ইসলামের দ্বন্দ হচ্ছে এমন এক মানদন্ড, 999% 
যার ভিত্তিতে মুমিন লোকের ঈমানের দাবী পরীক্ষা করা হবে, এই সংঘর্ষে যে লোক ইসলামের জন্য $$ 
- জান-মাল সময়-শ্রম উৎ্সগ করতে পশ্চাদপদ হবে, তার ঈমান-ঈমান বলে গন্যই হবে না। আর $$$ 
এই ক্ষেত্রের কোনরকম ক্রুটি বা অসম্পূর্ণতা অপর কোন ধর্মীয় কাজ দ্বারা পূর্ণ হতেও পারবে না। ৫৫৫% 
এসব মৌলিক বিষয় সামনে রেখে সূরা তওবা অধ্যয়ন করা হলে এর আলোচিত বিষয়াদি সঠিকরূপে ৮4৫ 
বুঝতে পারা সহজ হবে। ১%% 


কিক কতক ৮% 
8 রঃ 
৫১৫৯ 


> 


PRLS 
yg 


0 
৫ 


১ 


৬. 
১ 


৬ 
oe 
৮৫ 
৫ 
টি 

0 
0 


০ 
® 
CY 
0 
৫ 
ীং 


0 


হি, হের সরে উহ YEN NEN হি 
LILLY Ll 57767755555 
2৫ 265) 8252 (৭) পন 
37 ৃ সূরা ৯ ১৯ তার আয়াত সংখ্যা 
৬৬৬৬৬ YY 
£ $$ Ad = 
টি Om হ্‌ ed ৰ হি ৮ 
22:৩2 ০:৬০ 3 55৯৮ 5 | oF 5৪2 
৮ মধ্য তোমরা চুক্তি তাদের প্রতি তাঁর রসূলের ও আল্লাহর পক্ষহতে সম্পর্কচ্ছেদ 
0 $' হতে করেছিলে (যাদেরসাথে) (ঘোষণা) 
৮ 9 এ 2৫3 5 5০৮ 5 পা ১ রঃ 252 
৬4 4 Zz ALA ৮ থে ১ A 
$ং | 858১1 ০65১ ও Ps 9 Uo 
চার দেশের মধ্যে তোমরা অতএব মুশরিকদের 
জেনেরাখ এপর্যন্ত) চলাফেরা কর 
৫১ ৮1৭ 22 ৩৬ ৫৫ ঞ »:১ ১4 ১৯৫ 4 
© CN 552 49] ২ 5 ৮4 Gg 2৬ RT 
কাফেরদেরকে লাঞ্কনাকারী আল্লাহ নিশ্চয়ই ও আল্লাহকে অক্ষমকারী নও য়ে 
94 রর 
৩১। এ 
আল্লাহর সাধারণ 1 
রণের রসূলের | ঘোষণা 
(202292 AN ভিটা এ পাদ ৫4 FS) ৬৮ 
Y¥ এ ঙ ঙ 
Eom) 52 পভ 2১ ৩1 mY 2৯ )। 
মুশরিকদের থেকে সম্পর্কহীন আল্লাহ যে বড় হজ্জের 


১. সম্পর্ক ছেদের ঘোষণা ৯; করা হল আল্লাহ এবং তাঁর রসূলের তরফ হতে, যে সব মুশরিকের সাথে 

তোমরা চুক্তি করেছিলে২ যাদের সাথে। ২. অতএব তোমরা দেশে চারটি মাস আরো চলাফেরা করে 

$ লও। এবং জেনে রাখ যে তোমরা আল্লাহকে দুর্বল করতে পারবে না। আরো এই যে, আল্লাহ সত্য 
অমান্যকারীদের লাঞ্চিত করবেন। ৩. আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ হতে সাধারণ ঘোষণা (সমস্ত 
মানুষের প্রতি) হজ্জের বড় দিনেও এই যে, আল্লাহ মুশরিকেদের সাথে সম্পর্কহীন ৃঁ 


আয়াত (৫ম রুকুর শেষ পর্যন্ত) অবতীর্ণ হয়েছিল। হযরত আবুবকরের হজ্জে রওয়ানা হয়ে যাওয়ার পর যখন এই আয়াত 
নাযিল হলো তখন রসূলপৃল্লাহ (সঃ) হাজীদের সাধারণ সম্মেলনে এই আয়াত শুনিয়ে দেবার জন্য ও সেই সঙ্গে নিলে! চারটি 
বিষয় ঘোষণা করার জন্য হযরত আলী (রাঃ) কে প্রেরণ করলেনঃ (১) দ্বীন ইসলামকে কবুল করতে অন্বীকারকারী কোন 
% ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না (২) এ বছরের পর কোন মুশরিক হজ্ছের জন্ট যেন না আসে। (৩) উলঙ্গ হয়ে 
বায়তৃল্লাহ প্রদক্ষিণ নিষিদ্ধ । (৪) যাদের সঙ্গে রসূলুষ্লাহর (সঃ) চুক্তি বজায় আছে অর্থাৎ যারা চুক্তি ভঙ্গ করেনি তাদের সঙ্গে 
চুক্তির মীয়াদ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করা হবে। নবী করীমের (সঃ) নির্দেশ অনুসারে হযরত আলী (রাঃ) ১০ই যিলহজ্জ 
তারিখে এ ঘোষণ! করেন। ২. “সূরা আনফাল' -এর ৫৮নং আয়াতে উল্লেখিত হয়েছে যে যদি কোন জাতির কাছ থেকে 
তোমাদের বিশ্বাস-ভঙ্গের 'চুক্তি-ভঙ্গ বা বিশ্বাসঘাতকতা) আশংকা হয় তবে প্রকাশ্য ঘোষণ৷ দিয়ে যাদের চুক্তি তাদের 
দিকে নিক্ষেপ কর (অর্থাৎ চুক্তি প্রত্যহার কর) এবং তাদের জানিয়ে দাও যে, এখন তোমাদের ও আমাদের মধ্যে চুক্তি 
বজায় নেই। এই নৈতিক নিয়মানুযায়ী যে সমস্ত গোত্র চুক্তি ও প্রতিশ্রতি থাকা সত্ত্বেও ইসলামের বিরুদ্ধে সব সময় 
ষড়যন্ত্রে লিপ্ত থাকতো এবং সুযোগ পেলেই সন্ধি -চুক্তির মর্যাদাকে সম্পূর্ণ আগ্রহ্য করে শক্রতায় রত হতো সেই সমস্ত 
গোত্রের বিরদ্ধে চুক্তি বাতিল করণেরই সাধারণ ঘোষণা করা হলো। এই ঘোষণার পর আরবের মোশরেকদের পক্ষে এ 
ছাড়া কোন উপায় ছিল না যে হয় তার! যুদ্ধ করার জন্য প্রস্তুত হবে ও ইসলামী শক্তির সঙ্গে সংঘর্ষে ধ্বংস-প্রাপ্ত হবে বা 
দেশ ত্যাগ করে চলে যাবে, অথবা ইসলাম গ্রহণ করে নিজেদেরকে ও নিজেদের এলাকাকে সেই শৃঙ্ঘলা-ব্যবস্থার অধীনস্থ 


৯০০০৩, 
০৩ 


0 


৫৯ 


১৮০৮৫) 
ট%% 


৫৯৫৯ 
2৫৬ 


১, 
৫ 


করে দেবে যা পূর্বেই দেশের অধিকাংশ অংশকে ইসলামী শাসনের আওতায় নিয়ে এসেছে। ৩. ‘হজ্জে আকবর'(বড় হজ্জ) 
কিং শব্দ ‘হচ্ছে আসগর' (ছোট হজ্জ)-এর মোকাবেলায় ব্যবহৃত হয়েছে। আরববাসীরা ওমরাহকে ‘ছোট হজ্জ' বলতো। এর 
bY মোকাবেলায় যে হজ্জ যিলহজ্জ মাসের নির্দিষ্ট তারিখ গুলোতে করা হয় তাকে “হজ্জে আকবর’ বলা হয়েছে। 


১১৬ - পারা- ১০; 


১৬, ১. নবী করীম (সঃ) যখন হযরত আবুবকর (রাঃ) কে হজ্জের জন্য প্রেরণ করেছিলেন সেই সময়ে ৯ম হিজরীতে এই 


১০১০ ০১ (১৫ 
৫ ৫ bb ৬$ 
৯৬৫৬৫ 

$00৫ 


২ 


0 


৫ 
১৫৫ 


১ ৫৫০৯০ OKO 
124 
৩১-৫১-৫১০৫ সত 
0৫৫0.৫৩৩: 
CRLLLLLLS 


> 
8 
XA 


0) 


> 
$$ 


হত 
৫৫৫৩৫৫০৩৬৫: 


৫ 
৫৯ 
NAAR AK 


(০ 
কি 
৫% 


২৩, 


$ 
=P 
৪৬৬ 


১২১০০ 
$$ ক 
৬৬৬ 
টিটি, 


৬, 
00 
ELL 
888৬ 


6৬১ 
ক 
ক 


১০ 


১৫, 


বটি 


৫ 
১৫৫ 

৫১ 

® 


Como ১ 

১4৭ 
$৬৬১৬৬১৫৬৬৬ 
৯৮৬৮৮৮৬৬৬৬৬ 


৬ 
Om) 
hh 


৬ 
৭ 
০ 
3 
uv 
০ 
৮৬ 


৫ 
SUA / BAC পপর ১৪ 2% 
১৪১০৭ 5 ৫১৮৫ 2-222 এ নিত ৫১ শর্ট ৯ 
জকি ই : (৩ 4) তি 
নি 2c HE 50 PRS OF 03453 
$ তোমরা যদি আর তোমাদের উত্তম তবে তোমরা অতএব তার রসূলও এবং $$ 
$$ ফিরেযাও জন্য তা তওবাকর যদি দায়িতৃমুক্ত) ক 
2216৬ ES TA 22 24 ৰব ০1214 
৩৫৬ আছি 3+ 1 ওত IE ST I BS 
£X%% তোদেরকে) সুসংবাদ এবং আল্লাহকে অক্ষমকারী নও যে তোমরা তবে 2% 
4 যারা দাও | তোমরা  জেনেরাখ $$ 
বৃ রঃ 2 2 পর্ণ 5 ষ্ঠ ৰ | & 5১৮ 4 12°47 রি 
৫১৫৯৫ fe Le 
2 ০2 ৮৬৪৮ ৩৪৬৮ I) তি ছু /2 
$$ মধ্যহতে ০০৪ যাদের তবে অতিকষ্টদায়ক আযাবের রা 
৫ (সাথে), 
KELLEY 
৬ 
২৫ ১৫১৫৫ 45 ১৫ 3 ৮৫১4 রা শি হেঁ 2°17 € 
$$ | A ৫ ভি ৩৫০1 
LAL 
2 তোমাদের তারা রর ও কিছুমাত্র জল এরপর মুশরিকদের 
$৮% বিরুদ্ধে করেনাই করেনাই (চুক্তি রক্ষায়) 
চা 
(৫৯৬০ 41 
৫৫৫ Ls ৫ 1% 
১৫ 1 ৮5 
888 ৭))। 0) NY 3) br ৩৪ 9) | i> | 
$$$ আল্তাহ নিশ্চয়ই তাদের পর্যন্ত তাদের চুক্তি তাদের তোমরা তাহলে কাউকে $৫294 
৬৬৮৩ 
৮৬ মেয়াদ সাথে পূর্ণকর ৫: 
৬৪৬, টয় 3 4/2, ৰ 4১০৫5; 2 $5440 
SE AG 2d 745) 219 O 9৮ ৩৪ ৪ 
(1 তোমরা তখন মাসসমূহ Co. ke মুতাকীদেরকে ভালবাসেন 5 
(++ হত্যাকর হ্য় 00.0.0) 
৬৬৪৪ রুনিনানা। লা রিও EP 1 ভর বট ৪ /3 (220 কক 
১ | 2 ১৫১৫৫ 
টু 0০৫৯ রে ৯৩৩৮ ? ae ৯৮৩) > ১৮০ 111? 
২. 6 ৩ OO 
2 তোমরা ও তাদেরকে তোমরাধর ও তাদেরকে তোমরাপাও যেখানে মুশরিকদেরকে হর 
$$$ ঘেরাও কর | ৫৩৫ ৫০৫ ১৪ |; 20 রা be ৫৫১৫৫১ 
৬৬ হ ৬৩০০০ 0৪ 18 ১১৩৩ 2 ? 8 
৬৮৬ { | ১৬৬৬ 
$৫9 ঘার্টিতে প্রত্যেক তাদের তোমরা এবং তাদেরকে $৫৫৫ 
৫ জন্য ক্স 0.৫৩: 
৮৫৫ এবং তার রসূলও। এখন যদি তোমরা তওবা কর, তহলে তা তোমাদের জন্যই ভাল। আর যারা বিমুখ ৫৩৫. 
£$%% হও, তারা খুবভাল করে বুঝেনাওঃ তোমরা আল্লাহকে দূর্বল করতে অক্ষম। আর হে নবী, POLLY 
ও £ অমান্যকারীদের কঠিন আযাবের সুসংবাদ শুনাও। ৪. সেসব মুশরিক ছাড়া, যাদের সাথে তোমরা চুক্তি ৪৫৫ 
$$$ করেছ, পরে তারা সে চুক্তি রক্ষা করার ব্যাপারে তোমাদের সাথে একবিনদ ক্রটি করেনি। আর না $$$$$ 
$$ y তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেছে। এই ধরনের লোকদের সাথে. তোমরা চুক্তির-মীয়াদ পর্যন্ত ৬৬৬: 
$4 { চুক্তি রক্ষা করে যাও। কেননা আল্লাহ্‌ মুভ্তাকীদের পছন্দ করেন। ৫. অতএব হারাম মাস যখন $৫৫৫৫ 
% ০১ 


{ অতিবাহিত হয়ে যাবে, তখন মুশরিকদের হত্যা কর যেখানেই তাদের পাও; এবং তাদের ধর, ঘেরাও 0৫00: 
£ কর এবং প্রতিটি ঘাটিতে তাদের খবরাখবর নেয়ার জন্য শক্ত হয়ে বস। 
$$ ৪. এখানে “হারাম মাস' বলতে সেই চার মাসকে বুঝাচ্ছে মোশরেকদের যার অবকাশ দেয়া হয়েছিল। 4৫ 
$$% এই অবকাশের সময়-কালের মধ্যে মোশরেকদের উপর আক্রমণ করা মুসলমানদের পক্ষে বৈধ ছিলনা । £ 
$৫৫৫ এজন্য এই মাসগুলিকে হারাম মাস বলা হয়েছে। 


শব্দার্থে কর-৩/১৬-__ 


৬ 
কী 


৯, 


৬. 
3 


৫ 
হু 


১৮০, 


© 
০ 
১. 


৫ 


৩, 


৯ 


(1155 সূরা “আত্-তওবা -৯ . ১১৮ পারা- ১০ ( 


2 5451 5130 ৩6 
ও নায়াজ তারা ও তারা অতঃপর 

টা তওবাকরে যদি 
৮ তা ৮ ৩ রত G2 


রা কি Ab 22342 + 
৬ ৩৬৮ রা 22৯৮ 201 9) 1 ১৪৩৮০ 


মধ্যহতে কেউ যদি এবং আল্লাহ নিশ্চয়ই তাদের রাস্তা 
৫4 ৮11৮ তা ১৫ টি ১5. 144 I ৫৫. 5 রা (2 


এরপর আল্লাহর বাণী সেশুনে যতক্ষণ তাকে তবে তোমার আশ্রয় চায় 
না আশ্রয় দাও 


১৫৫ 96 3 22 ভি 


“- কেমনকরে তারাজানে না রা এজনো বে টা 
লোক তারা 


ে ৪৫ a রন i 
2 > ৫৫1 


5 

Ont nO 

bt 

কও 
9 

১৫১, 


০ 
ডি 

6 

be 


Ct 


(0) 
রি 
0 
&4 
bt 


CO) 
১০০৫১, 
88৬ 
২ 
0 
২০ 


৫ 
৬৬ 


৫, 


নে 
১ 
LD 
৫-$ 
bt 


$৫ 

রী 

ঢ) 
৫ 


১ 
৫৫ 


৫ 
(0) 

ও 
৫ 


টে 
0 
৮ 
১৫ 
১৫, 


জী 
oe 
bt 

০ 
& 


১ 

৫৫০ &€ ৫ 
₹৮৪-৪৮৪৮ 
উড উড ৬ 
১৯০০১৯৭১৮১৩, ৫১৫১ 


5 
O 

2 
৫ 
4 


১৫ 


8৩. 
৮০৫৯১, 

উঠ 
তর 
১৫১০৫ 


at 
২ 
8181 


১ 
৯ 
$$ 
৫৫ 
রি 
9 
0 


OD) 
৫ 
১২ 
রি 
৫ 

১ 


৪ 


ী 


৪ 
ক 
১ 


্‌ 
$% 
৪ 
=> 

ই 

৬ 

চু 

NN 

NN 

[7] 

চি 

E~ 

পি 

ক ৪ 
টু 
CP) 
$$ 
0.0 
৫০ 


১ 


$2 
0 
ডি 
Kt: 
oo 
& 


$ 
১ 
bt 
পু 
৬ 
৫ 
৬৬ 
৫ 


E 
a 
১! 
ER 
চু 


0 

> 

> 
$$ 
জী 
৬৪ 


0) 
চe 
৫$ 

শু 
৫ 


0.০৩ 
£8 
৮ 
০১ 
৭ 
এ 
টি 
N 
be 
NN 
e \ 
Le) 
Ld 
CE 
CY 
কউ, 
৬৩ 


৩ 
০ 
90৫ 


© 


ডি 

৫৫ 

$$ 

৬ 
৬ 
2 


৯২৬ 
০. 
রি 


টা লিখে £888: 
KALKI LT 2 পা 2934 সি $286: 
৫ © ৯) ৪ এও ৪১) ও) ৮ তি 1৯2 4629 (2 
জাল ভালবাসেন আল্লাহ নিশ্চয়ই ds তোমরাও অতঃপর তোমাদের তারা { 
সোজাথাক জন্যে সোজাথাকে ! 


> 
ক 
6 
C০) 
C0) 
£8 
$$ 


অতঃপর তারা যদি তওবা করে, নামায কায়েম করে ও যাকাত দেয়, তাহলে তাদেরকে তাদের পথ | 
ছেড়ে দাও৫ ৷ আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। ৬. আর মুশরিকদের মধ্যহতে কোন ব্যক্তি যদি ১$ 


৮২-$৫$ 


হর আশ্রয় চেয়ে তোমাদের নিকট আসতে চায় (আল্লাহর কালাম শুনার উদ্দেশ্যে) তবে তাকে আশ্রয় দান তু 
++ কর, যেন সে আল্লাহর কালাম শুনতে পারে! পরে তাকে তার আশ্রয়স্থলে পৌছে দাও। এটা এ জন্যে $$$ 


2 করা উচিৎ যে এই লোকেরা প্রকৃত ব্যাপার কিছুই জানেনা! স্রচ্ক্কু-০৯=২ ৭. এই মুশরিকদের জন্য ? 
(%$ আল্লাহ ও তাঁর রসূলের নিকট কোন চুক্তি কি করে হতে পারে- সেই লোকদের ছাড়া, যাদের সাথে 0 
$$: তোমরা মসজিদে হারামের নিকট সন্ধিচুক্তি করেছিলে? অতএব যতক্ষণ তারা তোমাদের সাথে সঠিক ( 
$$$ ব্যবহার করবে , তোমরাও ততক্ষণ তাদের ব্যাপারে সটিক পথে থাকবে, কেননা আল্লাহতা'লা মুক্তাকী | 
% লোকদের পছন্দ করেন। 


2228 
১ 


0 
CX 
) 

০ 


৬৬৬ 


৫. অর্থাৎ কেবলমাত্র কুফর ও শেরক থেকে তওবা করে নিলেই ব্যাপারটি শেষ হয়ে যাবে না বরং তাদের র্‌ 
275775৮৮57৯ হু 
££ করেছে এ কথা মেনে নেয়া যাবে না। ৬. অর্থাৎ বনী-কেনানাহ, বনী-খোযাআহ্‌ এবং বনী-যামরাহ। 


সূরা 'আত্-তওবা-৯ ১১৯ পারা- ১০ ৮২০ 


2 ২:২8 
১০০, 0 
eee TEC CAE 1 ১1৫15521621 ৫ A বু 
৩৩৩ Ea 765 রি 22 XK 
হি ১) 1 টি সত 1১6০ 0} 2 ES $$$ 
১4 আত্মীয়তা তোমাদের না তোমাদের তারা যদি অথচ কেমনেচুক্তি RL 
$$$ NGA LE বহাল থাকবে) $$$$$ 
হে, ১5 ৮৫ এ 12 > 2353 র্‌ 88:88: 
১৮৪ এ নে 2 OD) OOO) 
28225 ও 3 শ91৯ ৩ ৬৮ ১৫১ ৩ ২ 

রর (> ০ 
৫ a 2৮৭ ও তাদের মা তোমাদের না. আর $৫৫৫৫ 
$১৫ চি অন্তর কথাদিয়ে হী bis দায়িত্ব ৫. 
১৫১ d 

2 ম্‌ ৮6 ৫ ৮ 4 | তি 1৫2 ) ০০০০4 IIIS 
৪৬৬৬ সে dl ও, ১08) 0 Ok ১৮৮ পেঠি | শী 1৫৫ 
৬ ১৫১ 
বির মান্য যু | ্লাহর য় তকে তারা সত্যত ত্যানী রর দের এবং $$$ 
(ILLS ১১ ১৫, 
ace iy টি এডি রি: 
8৪6৬ ৫6৫১৫ ৩তা 0১? ৫ ভা mY 
০-০ 5 3 PAA 2 ১৩৮১৩ 
22 O (০৮৬ ৩ ? ৮৬ । ১৫১৮০ C ০৪ |» ১৩০০ হি. 
১7 ১৫৫৫৮ 
4 তারা কাজ করে আসছে যা অতি রা তীর পথ হতে তারা অতঃপর 43499 
$b bt নিশ্চয়ই LLLP 
2 টি 2 
$৫৬৬৫ NE HAZ AA Z 22 2 CNN) 
13৫9 KS 1 গু ৫ টা w [2 52০5 ১৮ $$ YY 
$$ ৬ 9) 8 ৬ de 2 i) 9 নয 0 2৮৩ 2 ২০৯১ কৈ ধু (25 
৫2 এসব এবং প্রতিশ্রুতির না আর আত্মীয়তার মু'’মিনের ব্যাপারে সম্মান করে না 3%8%% 
++ লোক দায়ি তব $১৫৫ 
৪012 Fa ৫ | 2 gg ৮ 5 ১৫ ৯ 22 2 
2 8৮৩০1৮৫৬212 OE 99১৩) হত 
ও নামাজ প্রতিষ্ঠাকরে ' ও তারা অতর্পর  ীমালংঘনকারী তারা 22 
তওবা করে যদি ৫৫, 


১ 
> 
৫১ 


b 
NN € 
A 
৬৬ \ 
ওঃ 
$ be) 
উন 
Ce 
ডর ৫ 
রে 
তং 
eu 
62 
খু ৪ 
Ti 
= 
$\ 
৯৬৬ 
৯৬: 
৪৬ 
oe 


০, 
টং 
টি 
2 
৫৫ 
৬ 


i 
4 
রন 
রর 
ৃ 
I 


is 
IE 
3 
প্র, 


A 294 5৫ 22 [| ০-০) 
* কিন্তু তাদের ছাড়া অপরাপর মুশরিকদের সাথে ক) ৪০20 A ৬৬ ৯)। 46 
কোন চুক্তি কিরূপে হতে পারে, যখন তাদের অবস্থা |") (৩ = Gr / 2৫ 
হয £এই যে, তারা তোমাদেরকে কাবু করতে পারলে | (যারা) জ্ঞান লোকদের বিধানাবলী 1444 
$$$ তখন তারা না তোমাদের ব্যাপারে কোন | কাজেলাগায় জন্যে IS 
£$নিকটাত্মীয়তার রাখে i SELLY 
$৫9 খোয়াল আর না - 0 
৫924 কোন প্রতিশ্রুতির দায়িত্বের কথা মনে করে? তারা নিজেদের মুখদিয়ে তোমাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা 
ৰ করে, কিন্তু তাদের দিল তা অস্বীকার করে; আর তাদের অধিকাংশই ফাসেক। ৯. তারা আল্লাহ্‌র 
আয়াতের বিনিময়ে সামান্য মূল্যই গ্রহণ করেছে, তার পর আল্লাহর পথে প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছে; খুব 
[$$ খারাব কাজই এরা করে আসছে। ১০. কোন ঈমানদার ব্যক্তির ব্যাপারে এরা না নিকটাত্মীয়তার কোন 
হতেই হযেছে। ১, রা করে, নামায কাম কেও খাত নে % 
কহ হযেছে। ১১. অতএব এখন যদি তারা তওবা করে, নামায কায়েম করে ও যাকাত দেয়,তবে 40909094 
তারা তোমাদের দ্বীনি ভাই৭। জ্ঞান-সম্পন্ন লোকদের জন্য আমরা আইন-কানুন স্পষ্ট করে ++ 

৫? রং | 

নং , অর্থাৎ নামায ও যাকাত ছাড়া শুধু তওবা করে নিলে তার! তোমাদের হীনি ভাই বলে গন্য হবে না। অবশ্যই 
যদি তারা এ শর্ত পূর্ণ করে, তবে জর ফল মাত্র এই হবে না যে তোমাদের পক্ষে তাদের প্রতি কোন আঘাত 
২2২ ধন-প্রাণের কোন ক্ষতি-সাধান করা হারাম হবে অধিকন্তু এর ফল এও হবে যে ইসলামী ৮ 
১$$%৫সমাজে তারা সম-অধিকার লাভ করবে। সামাজিক, সাংস্কৃতিক এবং আইন গত দিক দিয়ে তারা অন্যান্য সকল $$$৫৭ 
$$$ মুসলমানদের, সমান বলে গণ্য হবে, কোন পার্ধক্য ও বৈষম্য তাদের উন্নতির পথে বাধা হবে না। 4৫৫ 


C5 

১১) 
৫১৫১ 

১) 


রি 
© 
৫ 


৫ 
৮৫ 
০ 
9৫00090009 


১১) 
১৫৯ 


১ 


ঙ 
১৯, এ, 
৪৬৬ 
(১১০১৩ 
৬ 
oo 


D 
৪ 


১৬ 
১, 


৫ 
১ 


৫ 
৬৫০ 
6 


(তাদের) আল্লাহ্‌ ক্ষমা পরায়ণ ও তাদের ক্ষোভ দূর করবেন এবং 

প্রতি অন্তরসমূহের (ঘ্বালা 
2র্ত 54 

| ৬ 


হবেন ) তিনি 
20 ss পা 24 2 নি রর EC 34 
৩ 7৮৯০ © 5S OE 201 2 » সু 52 
কি? সুবিজ্ঞ 


৪৯৫ 
৫৫. ৃ 
1 যে তোমর সর্বজ্ঞ আল্লাহ এবং তিনি যাদেরকে 14 
588 মনেকরেছ ইচ্ছেকরবেন ৫৫৬ 
885 ০4212৩6৮ তে 2) এ হাব রক হৈ 
Ld 0 
$2388 2 2৬০৫৯ 2৯৩] Wl ৩০2 IPAS RS 
রে ৫৫১ 
$$$ ও তোমাদের প্রানান্তকর চেষ্টা (তাদেরকে) আল্লাহ দেখেন নাই অথচ তোমাদের ছেড়ে $$$ 
: মধ্যে করে(তারপথে) কারা (এখন পর্যন্ত) দেয়া হবে ১৫৫% 
! 2 ৪৪৬: 
রি ৫25 2292 Aw S29 তি Ad ৬৬ ৩৪ 23 ১৫ রণ 24 2% ৫) 
৫০ (oA ৫ US", ১০৫৫৩ 
Jel ১) 5 Ys ) ৯) শী 241 93১১০ 15 পর ও ৮ 
ঈমানদার - না ও তাঁর রসূল না ও আল্লাহ ব্যতীত তারা গ্রহণকরেনি ₹৫৫৫ 
দেরকে (অন্যকাউকে) 3৫% 
পা ৮ ৮ Cd ৯ পর এপার ৮৫ 92 271 রণ ৫ পা ৩১৮৫ ৫ 
| 2 শা ৯ যা ৮৬৩৬ 
SC OF LOC LA 4) ১ ৮১ EE 
৫$% হতে পারে না তোমরা কাজকরছ এবিষয়ে খুব জানেন আল্লাহ এবং বন্ধু হিসেবে ₹%৫ 
৫০৫০১ oP 
রর, পি / | 1; ৮ না ৫ 24/2 2292 4 
COLE |] রর ৬ ] 2922 CY পি ১৫০৪ 
55০ রস ৬ ৩৪ ©0600: 
HS OF ৬১৪৭ Plugs by Ol Oye) 
$৬৯৫৬ . ১৫৫৮৫ 
৫ উপর (কারণ) তারা আল্লাহর মসদিজ রক্ষণাবেক্ষণ যে মুশরিকদের জন্যে ৫৩ 
1? সাক্ষ্য দিচ্ছে B সমূহের করবে তারা $৪৫ 
OOO OO) 2 -9-) (৮ 5 ত্র PAN Ted এটি LE) 3 2340 ১৫৫ 
CO চে রে রব £8) ৬৬৮৬৬ 
0 3 ৮৪০ ৬৮ ০৪১ ALL ৪৮৮ ES 
} এবং তাদের আমল নষ্ট এসব কুফরীর তাদের 44 
হয়েছে লোকের নিজেদের 33% 
ই 
তি A | 8৫444 
w ৩2 তি ১ ৫ $$$ 
চিরস্থায়ী হবে তারা জাহান্নামের $493 
₹৬৬ 


১৫- তাদের দিলের স্বাল নিভিয়ে দিবেন এবং যাকে চাইবেন তার প্রতি ক্ষমা লরায়ন ইবেনঈ। $৫৫ 
শশী আল্লাহ সবকিছু জানেন এবং তিনি সুবিজ্ঞ। ১৬. তোমরা কি মনে করে নিয়েছ যে, এমনিই $৫৫ 
ট$৯$$ তোমাদেরকে ছেড়ে দেয়া হবে? অথচ আল্লাহ এখন পর্যন্ত দেখেননি যে, তোমাদের মধ্যে কোন্‌ $$$ 


4৫ লোকেরা (তীর পথে) প্রাণাস্তকর চেষ্টা ও সাধনা করেছে এবং আল্লাহ, তীর রসূল ও মুমিন $$$ 
+94৫ লোকদেরকে ছাড়া অন্য কাউকেও বন্ধুরূপে গ্রহণ করেনি। তোমরা যাকিছু কর আল্লাহ সে বিষয়ে পূর্ণ $৫৫৫ 
(১১৫১ ৯ 
2:56. অবহিত রয়েছেন। ক্রক্ু-৩ ১৭. মুশরিকদের কাজ এ নয় যে, তারা আল্লাহর মসজিদ সমূহের তত 
/%% রক্ষণাবেক্ষণকারী ও সেবক হবে এমতাবস্থায় যে, তারা নিজেরাই নিজেদের কুফরীর সাক্ষ্য দিচ্ছে। 2৫% 
(+4৫% তাদের সব আমলই তো বিনষ্ট ও বরবাদ হুয়ে গিয়েছে। আর জাহান্নামে তাদের চিরকালই থাকতে $৫৫৭ 
0১৫৯ ০০০৭ 
- হব $$$: 
৪৬৬ করছিল দিক উঠবে, 28 
বির ৯. মুসলমানরা ভয় করছিল যে, এ ঘোষণা হলেই আরবের সকল থেকে আগুণ ভ্বলে (৫৫ 
1 এবং আমরা মস্ত বড় রক্তক্ষয়ী যুদ্ধে জড়িত হয়ে পড়ব। আল্লাহতা'আলা এই আয়াত দিয়ে সান্তনা তং 
1 দান করেছেন যে তোমাদের এ অনুমান ভুল-ফল এর বিপরীতই হবে। ডং 


0 জিত ০8 রি ef 
₹৫ দিবসের ও আল্লাহর ঈমান (সেই) আল্লাহর মসজিদ রক্ষণাবেক্ষণ মূলতঃ 
৬: উপর এনেছে যে সমূহের করবে 
FUL ত্র 6212 যা 
৪ টি ot 
<০ 2 এ $l (91 ১ ৮৯৩০ 2G 2 ১৮১ 
$$$ ভয়করে না ও যাকাত bls ও নামাজ প্রতিষ্ঠা ও আখেরাতের ৰ 
$$$ (অন্যকাউকে) জল 
০-১-০ ৮552 টিটি এপ র্ত ডলি 25 ৫ 
৬৬ এরর 2 } TE রী 
$$$ 1৫66৭] 5 শোকে ৩! 51 ৬০১ 2১ ৯) ৃ : 
৫৮ সঠিক পথ অন্তর্ভূক্ত তারাই হবে রর লোক আশাকরা আল্লাহ ব্যতীত $৫ } 
28:2: প্রাপ্তদের ্ 
$25: টিটি ৮ ১/, Zoe + রা ১5144 ৃ 
রত aT / 2 dX ৫ 
(4 | ১৩ | ? তে Fa ৬5৬৬ 
৩৮৮ তা উস BILE ৩ Eu সিকি টা হত, 
৫% তার সমান হারামের মসজিদে রক্ষণাবেক্ষণ ও  হান্বীদের পানি পান তোমরা মনে ++ 
যে করা করান করেছকি ++ 
২১২৫১ ১৩ 
L 232 পাঠক ৮৮) 5৮ ৮ Ul রে ০ | 2৩2৫. 
৮40 এট ওই 2১88 2 5 Bl CPN 
আল্লাহর পথে প্রাণপ্তকর ও আখেরাতের দিবসের ও “আল্লাহর ঈমান 4 
‘চেষ্টা করে প্রতি এনেছে তত, 
পে ১2 সপ চি Gut ৬ 42 ৫ 4 > হ কক 
28) ৬৪৪ ৯) এ 52 ১) ৩৪ ৩৬ a) eee 
6) ১7০৩৯ 
লোকদের সঠিক পথ না আল্লাহ এবং আল্লাহর নিকট অসি এ তি 
দেখান 5৬৫৬, 
2 রর চল রপ্ত 22 ol A ৫31) | $৫৫৫ 
১৩৫৯ 2 2 el ৯1 ৫০ ০০১০ 2 
০৩, > 
প্রানান্তকর ও হিজরত ও il যারা a তি 
১1৭৭ 
1728 ৰ £2222 
ver | ১৮64৮ hl le 2 5 5৪৬৬ 
SLL OY 
তাদের জানসমূহ ১৩. 
(দিয়ে) ১ 
ce ০৭১০১০৮৯০১৫, 
৪8 


১৮. আল্লাহর মসজিদের আবাদকারী (সংরক্ষক ও খাদিম) তো সেই লোকেরাই হতে পারে, যারা £%€ 
আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, নামায কায়েম করে, যাকাত দেয়, আল্লাহ ছাড়া আর কাউকে 
ভয় করে না। তাদের সম্পর্কেই এই আশা করা যায় যে, তারা সঠিক-সোজা পথে চলবে। ১৯. 
তোমরা কি হাজীদের পানি পান করানো এবং “মসজিদে হারাম'-এর সেবা ও রক্ষণাবেক্ষণ করাকে £ 
. সেই ব্যক্তির কাজের সমান মনে করে নিয়েছ, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও পরকালের প্রতি 
এবং যে প্রাণান্ত করল আল্লাহরই পথে১০? আল্লাহর নিকট তো এই দুই শ্রেণীর লোক এক ও সামন 2 
নয়। আর আল্লাহ যালেমদের কখনই পথ দেখান না। ২০. যারা ঈমান এনেছে, দেশ ত্যাগ করেছে 4 
এবং আল্লাহর রাহে নিজেদের মাল ও জান দিয়ে জেহাদ করেছে, 
১০. এই নির্দেশ দিয়ে এই ফায়সালা দান করা হয়েছে যে, এখন থেকে বায়তুল্লাহর তত্ত্বাবধান £ 
মুশরিকাদের হাতে আর থাকতে পারে না। মুশরিক কোরাইশরা খেদমত করে আসার অধিকারে ৫ 
বায়তুল্লাহর মোতাওয়ালী থাকার হকদার হতে পারে না। 2৩: 


oO 


KD 
৮১ 
ক 


0 


টি 
রর 
১ 

সি 


0S 
৫, 
টি 
OO mm 
৬৪৬৬7 


১ 


৪৬5 
(> 


0 


0 
$$ 
৯৮১৩ 


টি 
চি 
0 

টি 


৫ 
(5) 
bd 


ve 
0S 
৫৯ 
৪৬৫ 


০ 


© 
LO) 


£ 


৬. 
পক 
তা 


9 


2s 24 
Un 2. 
মালসম্পদ ও 


LE 
1 


১২৩ 
তি 
2 
তারা 
চিরস্থায়ী হবে 


222 £ 


রে 
তারাই 
রতি 
22 
(তাঁর 
Dd 
A 
৬৩। 
ত 
(পর্যন্ত। 
বি 
যা তোমরা 
অর্জন করেছ 


৯ 
ৰ 
সফলকাম 
৫. 
এ ৬ 
এব 
€ 
OL 


৮৮ 
E> 
জান্নাতের 

401 


৩ 
৯, 


কক 
রী 
র্‌ 


১২৪ 
‘আত্-তওবা-৯ 
£৫১১৫ সূরা আত্-ত 


[] 
wu 
০ 

৫) 
রি 
সি 
LD) 

0 


১ 
১ 


SG 
CCC 7 22212 ১ 5 
> ৮ Pd ৮1৮ 4 ৮১১ ৪৬ oo j 
$$ বলল ৫24% 2 9 রি AES চল 82 
রি ০০৩১ ঞ রি _ 
25 বাস ও এ 
৩৩৫: ভাল- যা তোমরা পড়াব ভয়কর ৩৫ 
£৫ + a হয় পছন্দকর কিনা রনির তর 
EEE, G2 2 7512 7 4M. 2 ০৪) তু 
চভগজ ৫4৫৫ ১4 3 2৮৪৯ 2 658১5 4 রর 2৫. 
1৫1৮ pd ৭১৯৮৭ রা : ও আল্লাহ হতে তোমাদের +9 
৪৬৬ ভর পথে চেষ্টাসাধনা ও তাঁর রসূল কাছে $$$ 
(11 তোমরা তবে j J (হতে) ৫2৫ 
2: অপেক্ষা! কর 40 1 A 3 নও | LAr) 0A 2৫ 1 
AL পাঠ ১৫ MA এ CX XD 
ইরা ১) 222] (৬৫ ৯) 2001 এ ১৮/৫৩ ১৪ Lp ৩৫৫ 
6: A < (১৬ রা £ তীর আল্লাহ দেন যতক্ষ' ক) 
৫৩ 7 (যারা) লোকদেরকে পথ না আল্লাহ এবং নির্দেশকে না $$$ 
৮৬৫৬, টু দেখান - Ar 9১ 
(৫ সত্যত্যাগা ৮7 ৩৩৩২ 54 PULL সুতি ++ 
(4 AI ৫ ওপার ও তা | €) 5) A LC) 0.0.0৫ 
IE 242 ৯) 8৮ 8325 28 ৯০ চয়ই $$$ 
1৬৮৩ AR. রসি EE 
0 A ও অনেক ১ ১১১ 
5 বগা: 
547 যুদ্ধে) 4 ০৫ হক ৰব ৮8৮ ৮৫৮৫৫ ০ ১। ৩ 
৫২৫৪ ১৫0৮৫ ও ৯৫6৪ শে পণ ৮৫৯১ ক 
৫ ৬ উরে ী ১ ~~ যখন ৫৫. 
to অর তোমাদের তোমাদের 0.0.0.6, 
৫ সংকীৰ্ণ এবং কিছুমাত্র তোমাদের চে সংখ্যাধিক্য উৎফুল্ল করেছিল $$ 
৬৫ সৎ জন্যে কাজে আসে নাই , ৫৬৫৫ 
2 হয়েছিল (সংখ্যাধিকা) 7 EA ৮৫৫ SEES 
0 A ঙ ৩, 
1৬ কা ০20,23 3225/0 ৫ 2/42/ ৩ UD J Ss O00 
(৬৬ এ ১ Eh) সে ৫488৫ 
28. ৫9 (৯7৬৬৩ যমীন তোমাদের ৮ 
বু রর | প্রশস্ত এ সত্বেও 1 
টু পশ্চাদগামী হয়ে. তোমরা এরপর হি Mee eeee 
১০, | OE ORO nO 
হর ফিরেগেলে = বুবই পছন $$$ 
0.00 ভোমরা র, আর তোমাদের 58 SELLY 
$$$ সেই ব্যবসায় যার মন্দা হওয়াকে তোমরা তয় hie পথে চেষ্টা সাধনা করা অপেক্ষা প্রিয় হয়, তা ৮14 
5 কর- তোমাদের নিকট আল্লাহ্‌ ও তাঁর রসূল এবং বর তোমাদের সামনে পেশ করেন। আর ৮££43 
৫) এ DD 
৬৬, অপেক্ষা কর, যতক্ষণ না আল্লাহ তীর চূড়ান্ত ফঃ ইতিপূর্বে বহ ১28? 
2228 হেদায়াত করেন না। ব্ষু-০১৪ ২৫. আল্লাহ ইতিপূ ১৬৩, 
$৫৫9 জাল্লাহ তো ফাসেক লোকদের কখনই হেদাঃ র দিন (আল্লাহর প্রত্যক্ষ সাহায্য ও হস্ত 
$$$ ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন। এই ৫ র সংখ্যা-বিপুলতা তোমাদেরকে ০৫৫৫৫ 
৫৫ দেখতে পেয়েছ১১)। সেদিন তোমাদের ও 85 
+++ ধারণের ব্যাপারটি তোমরা যমীন তার অসীম বিশালতা সন্ত কক 
৫: তোমাদের কোন কাজেই আসেনি। ৮8 
৫৫ উৎফুল্ল করেছিল। কিন্তু তা ঠা পশ্চাদপসরণ করে পালিয়ে গেলে। SELLY 
১ ক ংকীর্ণই হয়ে গিয়েছিল, আর তোমরা : | ৬৬৬ 
$$ তোমাদের পক্ষে সং | নু $£%% 
৮৮৮ শওয়াল্‌ মাসে মক্কা ও তায়েফের $-৫-৫-৬-৬ 
৬৪ মাত্র ১২/১৩ মাস পূর্বে ৮ম হিজরীর i ছিল $৬৬৫. 
€ হওয়ার পক্ষে ফৌজ PLL 
31:১১. এই Wl Rah হুনায়নের যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মুসলমান পক্ষে, তর "৫ 
$$$ মধ্যবৰ্তী হনায়ন উপত্যকায় হুনাঃ ছিল অনেক কম। কিন্তু তা সত্বেও হাওয়াযিন গোত্রের 8 
$$ ১২ ০০০। কিন্তু অপরপক্ষে কাফেরদের সংখ্যা শোচণীয় ভাবে বিক্ষিপ্ত হয়ে পিছু ৩% 
$$$, ১২, ফিরিয়ে দিয়েছিল। ইসলামের সৈন্যদল 
$$$ তীরনন্দাযেরা মুসলমানদের মুখ ফিরি 


০ 
৫ 
টিং 
চ 
৯ 
৮৯, 


আপন জায়গায় 
য় সাহাবার কদম আপন 

করীম (সঃ) ও কয়েকজন মুষ্টিমেয় 

৫৫ হটেছিল। সে সময় মাত্র নবী 


৬৬৬ 
হতে পেরেছিল -+$$$$ 
ফলেই সৈন্যবাহিনীর শঙ্খলা দ্বিতীয়বার স্থাপিত ৬৬৬৬ 
££% অটল ছিল। এরং তাদেরই অবিচলতার K বিজয়ে যা কিছু লাভ করা গিয়েছিল ১৯৫৫ 
KEL : হয়েছিল। অন্যথায় মক্কা 9.0.0.0 
৬৬ বিজয় হস্তগত হয়ে ও ১৫ 
2%" এবং শেষে য় মুসলমানদের | কক 
LLY অনেক রাতে হত i 
++ হুনায়নে তার থেকে বেশী হারাতে 
CYS 
OO nO nO 


ইত সুরা 'আত্-তওবা-৯ ১২৫ পারা- ১০ 
> 


ই 


৩ এ 


ও 
রসূলের - করলেন কও 
রিতা) 22 42 রবির 2222 পার ৫ 2 
ৃ (৩2৬ = 2 ৯) সি 1১৮৯ Ul এ 
্‌ (তাদেরকে) আযাব ও তা তোমরা (এমন) অবতীণ ও $045 
কতক যারা দিলেন দেখতে পাওনি 
ক 
$$ ! এ | ৪১৫ টব A232 ৯! 
2 Al আটক শি ৩ ০৮৮৯) 
৪2 আল্লাহ ক্ষমাপরায়ণ অতঃপর কার্ফেরদের 
তি হলেল 
<> তে 
১৫৫৫৭ 1৮84 92> C92£4 71 
৪৮৬৬ AN L 2 
SERGE O25 49৮ এআ ১: 
৫১ 
96৬৬5 এ 
১ ওহে মেহেরবান ক্ষমাশীল আল্লাহ এবং ৬৪ যাকে 
৫ 
১৫৩১৩ তা ৯৮ 2 পরত A 
0.000 4 i 2 E( a৬ 
8898 ৩৪৪ | 1৮929 $ (9.2 ১ (5) 3) চিঠি 
রহ মসজিদে তারা নিকটবর্তী অতএব নাপাক মুশরিকরা মূলতঃ 
1৫5 হবে না 
৬৬ রি রে টা টা 
উড: প্রত 55 as ৩ 272 5 2 রণ 
১2১৯০ Ar AS UL 2 5৩৪ ৪০. 
3 শীঘই তবে দারিদ্রের i যদি এবং এই তাদের পরে 
114 | বছরের 
এ, 


2 
SLL 
22 

8৪৪৪৬ 


292:540 € 6) ১2০) 17০৮ 5528) 


৫ 
সর্বজ্ঞ আল্লাহ নিশ্চয়ই তিনি ইচ্ছে যদি ' জিরা তি 1? 
তি করেন মুক্ত করবেন +$ 


৫১ 


১৯ 
১৫ 
0 


টে, 


৫১ 
৩ 


৯ 


বট. L) 
0-৫ 1 ২৬. অতঃপর আল্লাহ তাঁর শান্তির অমিয়ধার৷ তীর রসূল ও ঈমানদার লোকদের উপর বর্ষণ করলেন, $9 
৫4 আর সেই বাহিনীও পাঠালেন যা তোমরা দেখতে পাওনি। আর সত্যের অস্বীকার কারীদের তিনি শাস্তি $ $$$ 
$%%$! দান করলেন, কেননা, সত্যের বিরোধীদের এই হচ্ছে প্রতিফল। ২৭. তার পর (তোমরা এও দেখতে £2 


? পেয়েছ যে এই ভাবে শাস্তিদানের পর) আল্লাহ্‌ যাকে ইচ্ছে তার প্রতি ক্ষমা পরায়ণ হবেন।৯২ আর 
আল্লাহই বড় ক্ষমাশীল এবং করুণাময়। ২৮. হে ঈমানদার ব্যক্তিগণ, মুশরিক লোকেরা নাপাক। অতএব $ 
১ এই বছরের পরে তারা যেন মসজিদে হারামের নিকটেও না আসতে পারে ১৩। তোমাদের যদি অভাব- 

উনি ক ১ 
? করে দেবেন। আল্লাহ বস্তৃতঃই সর্বজ্ঞ ও অতুলনীয় জ্ঞানী। 


১১৯ 

উতর 

রা 

5 
উ৬৬ 


৩) 


১৫০ 
LPS 
১ 
bt 
ক 


৬৬৬. 
ঙ 


১ 


১৯, 


[ ১২, এখানে এই বিষয়ের প্রতি ইংগিত করা হয়েছে যে হুনায়নের যুদ্ধে যে কাফেররা পরাজিত হয়েছিল 
£ তারা সকলে পরে ইসলাম গ্রহণ করেছিল। ১৩. অর্থাৎ ভবিষ্যতের জন্য তাদের হজ্জ ও তাদের যিয়ারতই ৫৫ 
£ মাত্র বদ্ধ থাকবে না বরং মসজিদে হারামের সীমার মধ্যে তাদের প্রবেশও নিষিদ্ধ হবে। 


(৫৫৫৮৫ 
৫৫৫ 


পাপা রা খাতা খাসা বানি সত সি ০০৮০2 
0 ১ 

৫ ৮৫ 

রি 

be 

0 


' শৰ্দাৰ্থে কুর-৩/১৭ 


৯ 'আত্-তওওবা ১২৬ পারা- ১০ £28 


৮১ 230 পু 5 40 OH ও 025 1৯55 £ 
রে না (তাদেরবিকুদ্ধে। তোমরা $4 
উপর উপর আনে যারা, নি 


৫ 3 45465 4h চিত LU OS 5 চু 


6 


No) 


9.0 
CLLRS 
PD 
SOOO 
0.0009 


৬৬ 
৫৬৯ 
6৬৩ 


পি > এ) ন I Gh ৫ 3 


রি তন রর এরা? 


যে না হয়েছে 

বি পা 

29 12242 ০১০৫ a 2 / a ঠা 
৫, ৫ 

£ 258 2281 ৩৫ 2 


(ইসা (আঃ)) ক 
১৪ ৩ 664 
(তাদের) কথা ০০ তাদের ' 
যারা মুখের 
৮৬ 4৮৯ ৫ 
© O34 র্‌ £2) (৫ ৮৩0 
তাদের ফিরিয়ে নেয়া কোথায় আল্লাহ তাদের 
হচ্ছে ধ্বংস করুন 


২৯. যুদ্ধ কর আহলি-কিতাবের সেই লোকদের বিরুদ্ধে, যারা আল্লাহ এবং পরকালের দিনের প্রতি 
ঈমান আনেনা। আর আল্লাহ ও তীর রসূল যা হারাম করে দিয়েছেন, তাকে হারাম করেনা, এবং সত্য 
দ্বীন ইসলামকে নিজেদের দ্বীন হিসেবে গ্রহণ করে না। (তাদের সাথে লড়াই করতে থাক) যতক্ষণ না 
তারা নিজেদের হাতে জিযিয়। দিতে ও ছোট হয়ে থাকতে প্রস্তুত হয়১৪। স্্্-৫ ৩০. ইয়াহুদীরা £ 

বলে যে, উজ্াইর আল্লাহর পূত্র। আর ঈসায়ীরা বলে যে, মসীহ আল্লাহর পুত্র। এ সম্পূর্ণ ভিত্তিহীন $444 
৮-৫ অমূলক কথা যা তারা নিজেদের মুখে উচ্চারণ করে সেই লোকদের দেখা দেখি, যারা তাদের পূর্বে $$$ 


> 


O 


রং 
Comm) 


চ% কুফরীতে নিমজ্জিত হয়েছিল। আল্লাহর মার হোক এদের উপর, এদের কোথায় ফিরিয়ে নেয়া হচ্ছে! ৫ 
১৪. অর্থাৎ যুদ্ধের উদ্দেশ্য এই নয় যে, তারা ঈমান আনবে ও সত্য-দ্বীনের অনুসারী হয়ে যাবে বরং 8 ৫ 
$$ তাদের শাসন-কতৃত্ব লুপ্ত করাই হচ্ছে উদ্দেশ্য। তারা যেন যমীনের উপর শাসন ও আদেশদাতার $৫৫৫ 
মর্যাদায় অধিষ্ঠিত না থাকে বরং পৃথিবীর জীবন-ব্যবস্থার রশি এবং কতৃত্ব ও নেতৃত্বের ক্ষমতা দ্বীনে- $$$ 


হকের অনুসারীদের হাতে ন্যস্ত থাকবে এবং আহলি-কিতাবগণ তাদের অনুগত ও অধিনস্ত হয়ে ৫৫৫ 
8 অবস্থান করবে। এর পর যার ইচ্ছা হবে সে স্বেচ্ছায় ইসলাম কবুল করবে; নতুবা জিযিয়৷ দিতে ৫৫ 
0৫ $9 থাকবে। ইসলামী রাষ্ট্রে জিশ্বীদের যে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ দান করা, হয় জিযিয়া হচ্ছে তার $৫৬% 
(%%% বিনিময়। এ ছাড়া জিযিয়া তাদের ইসলামী রাষ্ট্রের আনুগত্য স্বীকৃতির নিদ্শনও বটে। ৫ 


OO 
Le 
0% 
0 


৫১৫ 
৫৫৬4৫ 
09060000 


৮৫ ৩১. তারা আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আলেম ও দরবেশ লোকদেরকে নিজেদের রব বানিয়ে 5 


% অধিকারী নন। তিনি পাক-পবিত্র এসব মুশরেকী কথাবার্তা হতে, যা. তারা বলে। ৩২. এই লোকেরা £ 


% না কেন। 


রা 'আত্-তওবা-৯ ১২৭ পারা- ১০৫৫৫৫ 


38 3 ৬ ৮/ 230A 3340/22 7 32/0734 2৫ 4% 0.06.0 
৬৩১১৪ ৩৬৬ ৮০০১ 2 5% ১৩০৩৮ 
তাদের 


ব্যতীত রব হিসেবে ২ ও তাদের তারা গ্রহণ ৪ 
(অর্থাৎ হুকুম দেওয়ার মালিক) দরবেশদেরর্কে আলেমদেরকে করেছে $$$$$ 
€৫ 2524 Mh পণ ১ ৩৮3৫ +) 8 
YL 1521 ৩2 cme Of Ral এ SM হি 
এছাড়া নির্দেশ দেয়া না অথচ মরিয়মের পুত্র মসীহকে ও আল্লাহকে £₹৫$ 
হয়েছে $$ 
CL ls 4K PA 1৫ £1) 752১১) 825 
কপ এসি 52 I) 8) I ১৯5 ৩ চি SSS 
তাহতে তিনি পবিত্র তিনি ছাড়া কোন নাই একই (অর্থাৎ ইলাহর তারা এবাদত ১৫৫৫৫ 
যা এলাহ - আল্লাহর) করুক 42 
ZA 2 ৫৫ পারা রা ৬৬৬৬ 
3 APG 20152188501 95338 9৩ 
কিন্তু তাদের যুখদিয়ে আল্লাহর আলো ফুৎকারে তারা চায় তারা শিরক হরর 
নিভাতে করেছে $$$ 
4১১1৫) ALN rd AR বশত সর্প 81) 25 Al 45 
9689 8৮ ৮ $ 8৫ চি ও 8) এ এ 
কাফেররা অপছন্দ যদিও এবং তাঁর তিনিপূর্ণ যে এব্যতীত আল্লাহ্‌ প্রত্যাখ্যান ১৫৫৫ 
করে আলো করবেন (সে ইচ্ছা) করে $$$ 
৬ রণ 1. ০৪ ৫প৩১৮৫ ৮৫) ৪৫ ১৫ পরত 6৫০টি 1 
০৩] ৩৪৪ এ ৬৬৫০ 2৩১৭০ (০০৯০ GY [ad e002 
হক দ্বীনে ও হেদায়াত তাঁর রসূলকে পাঠিয়েছেন যিনি তিনি [4 
(সহ) দিয়ে (আল্লাহই) ++ 
ঞ 2253 পপ ve KK ১৩১। পর্ণ ৫৩12৯ রঃ 
oY ১] শু 55) 2° ৬2১ ৬ ১১৪৮০) 
মুশরিকরা অপছন্দ যদিও এবং অপর দ্বীনের উপর তা বিজয়ী $ 


করে সব করতে 


নিয়েছে ১৫। আর এই ভাবে মরিয়ম পুত্র ঈসাকেও। অথচ তাদেরকে এক আল্লাহ ছাড়া আর কারো 4 
বন্দেগী ও দাসতৃ করার নির্দেশ দেয়া হয়নি। সেই আল্লাহ যার ছাড়া অপর কেউ বন্দেগী পাবার % 


চায় যে, আল্লাহর আলো-কে তারা নিজেদের ফু দিয়ে নিভিয়ে দিবে। কিন্তু আল্লাহ্‌ তাঁর আলো-কে (++ 
পূর্ণতাদান না করে কিছুতেই ছাড়বেন না, কাফের লোকদের পক্ষে তা যতই দুঃসহ হোক না কেন! ££% 
৩৩. তিনি আল্লাহই, যিনি তীর র হেদায়াতের বিধান ও সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যেন ?1+% 
তাকে অপর সব দ্বীনের উপরই জয়ী করে দেন১৬ মুশরিকদের পক্ষে তা যতই অসহ্য ব্যাপারই হোক ॥ 


১৫. হাদীসে উল্লেখিত হয়েছেঃ আদি-বিন হাতিম যিনি প্রথমে খৃষ্টান ছিলেন, যখন রসূলে করীম (সঃ)-এর নিকট { 
উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন তখন তিনি প্রশ্ন করেছিলেন, এই আয়াতে নিজেদের আলেম ও দরবেশদের | 
রব বানিয়ে নেয়ার যে দোষারোপ আমাদের প্রতি করা হয়েছে তার প্রকৃত তাৎপর্য কি? উত্তরে নবী করীম | 
(সঃ) বলেন এটা কি সত্য নয় যে- যা কিছু তারা হারাম বলে, তোমরা সেগুলোকে হারাম বলে মেনে নাও, ও £ 
যা কিছু তারা হালাল বলে সেগুলোকেও তোমরা হালাল বলে গন্য কর! তিনি নিবেদন করলেন, হ্টা- এরূপ ॥ 
তো অবশ্য আমরা করে থাকি। নবী (সঃ) এরশাদ করলেন- বাস্‌ এরই অর্থ তাদেরকে রব বলে মান্য করা। £ 
তারা প্রকৃত পক্ষে স্বকল্পনার রুবুবিয়াতের আসনে অধিষ্ঠিত. হয়, এবং যারা তাদের এই শরীয়ত-রচনার ১৫৫% 
অধিকারকে স্বীকৃতি দান করে তার! তাদেরকে নিজেদের রব বানায়? (অপর পাতায় দেখুন) 718: 


৫8 
$% 

0 
0 


$$ সূরা 'আত্-তওবা-৯ ১২৮ পারা- ১০ -%% 


9 2১৮০৭102185 6) Hal ৮১ CL 
ওহে 


দরবেশদের ও (আহলে কিতাব মধ্যহতে অধিকাংশ নিশ্চয়ই ঈমান যারা 


) 
৬৪ 


YS 


CS : 
১8৫ জবা এই যে। আলেমদের 

+ কও 2A আগার 2 2 NY রত ৫ ৫) পঠত পা ৯৮৯ রর $$$ 
$$$ ৮৩৫ 816 5 ০৭৪ ৫ ৩ 1৯] (৩) বৈ তত 
CY : পথ হতে তারা ও বাতিল পদ্থায় জনগণের ) 


চি 


টস 1 বাধাদেয় 
CELLS 174 2১২5 ৮৫4৫ 245 2 তরু ৫৩৫০ 
2 ৩ 2) 5 কেন 2 WI ৩ 


তা তারা না এবং ব্্পা ও সোমা জমাকরে 


১$ খরচ করে রাখে 

হর । 2-5  ৫৩% ৯ 2র্ব রি ১১24 ৮৫৭) 5.4 ১ 
ILS SY 

2 2 AR 92 2 us? 2৪ ডল I) 
৫4 (যখন) গরম একদিন অতি আযাবের তাদেরকে তাই আল্লাহর পথে 
$$$ করা হবে (অবশ্যই আসবে) কষ্টদায়ক সুসংবাদ দাও 

১০০০০ 

২৬৭ ১৯১১৪ ১৪ ৮৫৮৫৫ 7 38 1৮১৫৮ 
»৬৫৬৭ রর তি 2 ) EAN 
টি ন 2 ৮৩ ০৮৩ NG 
(6 তাদের ও তাদের তা অতঃপর দাগ SO আগুনের মধ্যে তারউপর 
৫-১৫-১৫ পার্শ্ব-সমূহে কপালে দিয়ে দেয়া হবে 

$2) ANZ 222 

LLLP ০৫ ১৫০৭) 22 হি * i 

2 12520 1) ৮ 2 SY. ৮ ৮8১৯৪ ৫ 
$$$ তোমরা এখন ৰ তোমরা জমা যা মি ও 
$$$ স্বাদ নাও নিজেদের জন্যে করতে 

৪৬৪৬ 

১৮৬ 22 ৩০৯১ রণ 
৬৬৬৬ yb 

৫233, ৪৫4৫ ৪৩ এ 
> 4 যা 
$$ } ৩৪. হে র লোকেরা, এই আহলি-কিতাবের আঁধকাংশ আলেম ও দরবেশদের অবস্থা এই যে, 
তং তারা জনগণের ধন-মাল বাতিল পন্থায় তক্ষণ করে এবং তাদেরকে আল্লাহর পথ হতে ফিরিয়ে রাখে। 
$$$ অতি পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও সেই লোকেদের, যারা স্বর্ণ ও রৌপ্য পুঁজি করে রাখে এবং তা 
১১১, 

(৫ আল্লাহর পথে খরচ করেনা । ৩৫. একদিন অবশ্যই হবে, যখন এই স্বর্ণ ও রৌপ্যের উপর জাহান্নামের 
$$$ ) আগুন উত্তপ্ত করা হবে এবং পরে তা দিয়ে সেই লোকদের কপাল, পার্শ্বদেশ এবং পিঠে দাগ দেয়া হবে- 
LG 155 যা তোমরা নিজেদের জন্য সঞ্চিত করেছিলে । নাও এখন তোমাদের সঞ্চিত 
৭ ; সম্পদের স্বাদ গ্রহণ কর। 

৮৫, 

$$$ ১৬. আরবী ভাষায় দ্বীন বল! হয়- সেই জীবন-ব্যবস্থা বা জীবন-পদ্ধতিকে যার প্রতিষ্ঠাকারীকে সনদ বা 
হু আনুগত্যের হকদার হিসেবে কার্যতঃ মান্য করা হয়। মোট কথা, এই আয়াতে রসূল প্রেরণের উদ্দেশ্য এই 


$%%% বর্ণনা করা হয়েছে যে- তিনি আল্লাহর পক্ষ থেকে যে হেদায়াত ও 'ছ্বীনে-হক' নিয়ে এসেছেন তাকে দ্বীনের 


3 হয়ে বা তাঁর প্রদত্ত অন্যাহ-সুবিধা বা অবকাশসমূহের মধ্যে সীমাবদ্ধ বা সংকুচিত হয়ে থাকবে; বরং তা যমীন 
1 ও আসমানের বাদশাহর প্রতিনিধি হয়ে আসে এবং স্বীয় বাদশাহর “সত্য-ব্যবস্থাকে বিজয়ী কূপে দেখতে 
$3 চায়।যদি অন্যকোন জীবন-ব্যবস্থা পৃথিবীতে থাকে বা, তবে তাকে খোদায়ী ব্যবস্থায়' প্রদত্ত অবকাশসমূহের 


$$$ মধ্যে ০০১৬৮৬৮১4৮1 


১ 


স& 


OC 
৫ 
৫ 


৮৬ 


৫ 


১ 


৫১ 
এ 


0 


৫ 
০1৫ 
৫ 


0 


পু 


০) 


১৫, 


০ 


ণ 


0 
৫ 


৬ 


0 
0 
৩ 


০ 


৫ 
৫ 


১ 


১ 
৫ 
৩ 


১ 


৫ 
@ 


ধু 
© 
৫ 


এ 


৬ 
ডি 


১৫১, 
১৫, 


৫৫ 


© 
৫ 


২৩, 


0 
0 
এ, 


0 


৫, 
১ 
৫ 
৫ 


১৯ 


১ 
২ 


১, 


১০ 


০ 
১৫ 


৫০ 


১৫, 


০৫, 
১৫ 


> 
0 


১ 
১৫, 


৫ 
3 


০) 
ও 
০ 


এ, 
৪৬ 
200 


৮৫ 
০ 


৩, 


কি 


১ 


৯, 
0 


4 
ডি 


৪, 
৫১ 


১ 
৫১ 


৫ 


৫ 
৫ 


১ 


১ 


এ 


৫ 


১ 


> 
৫১ 


8৫ 
৬৫, 


এ 
© 


৯, 


৫০ 
১৫ 


৫ 
৫ 
১ 


টিং 


৫১ 


টে 
৫ 


১৩ 
৯, 


স$ 


টি 


১ 


৫১ 


© 
7 


৯ 


ডি 


রঃ 
৯ 


২ 


চি 


২৯ 


১০ 
১০, 


১০, 


৫ 
৫ 
bd 
( 
ও 


এ 


৯ 


১৪ 


৩ 


৯, 


> 


১ 
১৫, 


QO 
0 


০ 


৬. 
> 
১ 


এ, 
রক 
কক 

্ৈ 


৫ 
© 


০১ 


> 
৫ 
৩১ 


এ 
0 
১, 


৫ 
১ 


৫১ 


২৬ 
১, 


৫ 


০) 


টি 


রং 


৫ 
৩ 


১ 


১ 
৫৫ 
6৫১ 


@« 0 


৩ 


৫৫৫ 
ভি 
রা 


© 
18 


এ 
টি 
YS 


২৫ 


৩ 
@ 


0 


১ 
QO 


৩ 
রে 


০ 


৫» 
সি 


< 
0 
0 


এ, 
১৫, 
১০ 


৬৬ 
2 


০০০১০ 
bb 
৩0৫ 
৫ 


সূরা ‘আত্-তওবা-৯ ১২৯ পারা- ১০ 
1 11224 4৫৫. 4& ৬৮2 2251 LY [ 
ADL LES সভা 20) 35 14 BUS OL 
বিধানে মাস বারো আল্লাহর কাছে মাসগুলোর সংখ্যা নিশ্চয়ই 

6৯৪ 87/034 দিতি 2 4১৫1৮ রন LAL ৮2৫ 
৮১০১ 25431 Gs ০5) 2 ene GE 2H 0 
হারাম চার তার যমীন ও আসমান তিনি সৃষ্টি (তখনহতে) আল্লাহর 

(মাস) মধ্যে সমূহ করেছেন যেদিন 
EX রি ৫ ৩৬ 22 ডে পর্ণ চি ৬৬ তি 
1 ০৪১ | ১৪১ Ns 2 নট MOAN ৯১১ 
তোমাদের তারমধ্যে তোমরা সুতরাং সুপ্রতিষ্ঠিত বিধান এটাই 

UT জুল্মকরো না 


বাড়াবাড়ী মাসের পরিবর্তন) (আছেন) 


$ 6 534 9৪ Gy & ৩. 


3 ৮ ৫) ৪4 LE) 22 4) 


নী অর্থ হাম অত তাদের সাথে আল্লাহ 


৬ 25 ঘি) 4৮ He 9৮৫ ৬৬ SA 


যা তারা এভাবে আল্লাহ তে যা. সত্য পুরাকরার (অন্য) 

৩৬. কথা এই যে, যখন হতে আল্লাহতা"আলা আসমান ও ৪৬ dd 
যনে সৃষ্টি করেছেন তখন হতেই মাসির সংখ্যা মাত্র বারো। ৮৪1 ৫৭" & 
তার মধ্যে চারটি মাস হারাম ১৭। এটাই নির্ভুল ব্যবস্থা, অতএব এই আল্লাহ হারাম 
12512872885 করেছেন 
সকলে মিলে লড়াই কর, যেমন করে তারা সকলে মিলে তোমাদের সাথে লড়াই করছে। আর জেনে 


রাখ, আল্লাহ মুক্তাকী লোকদের সংগেই রয়েছেন১৮। ৩৭. “নাসী' (হারাম মাসকে হালাল ও হালাল 
যাসকে হারাম করণ) তো কুফরীর উপর আর একটি অতিরিক্ত কৃফরীর কাজ, যাদিয়ে এই কাফের 
লোকদেরকে গোমরাহীতে নিমজ্জিত করা হয়। এক বৎসর একটি মাসকে হালাল করে নেয়, আবার 
কোন বছর তাকে হারাম বানিয়ে দেয়; যেন এভাবে আল্লাহর হারাম করা মাসগুলির সংখ্যাও পুরা হয়, 


আর আল্লাহর হারাম করা (মাস)) হালালও হয়ে যায়১৯। 


১৭. চার ‘হারাম’ মাস বলতে বুঝায়ঃ হজ্জের জন্য যিলকা"দ, যিলহজ্জ, মহর্ম এবং ওমরার জন্য 
রজব। ১৮. অর্থাৎ মোশরেকরা যদি এই মাসগুলিতেও লড়াই থেকে বিরত না হয়, তবে যেভাবে তারা 
একতাবদ্ধ হয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করে তোমরাও সংঘবদ্ধ হয়ে তাদের সঙ্গে যুদ্ধ কর। সূরা 
বাকারার ১৯৪ নং আয়াত এই আয়াতের ব্যাখ্যা দান করে। ১৯. আরবের ‘নাসী’ দুই প্রকারের ছিল- 


এক প্রকার হচ্ছে যুদ্ধ বিগ্রহ, 


(অপর পাতায় দেখুন) 


© 


৫৯ 


© 
৫ 
৫ 


০ 


@ 


০. 
0) 
১ 


১৫ 


১৫, 


0 


'e 
$€ 


৫) 


০) 


১৫ 
৫ 
৬ 
৫ 


৫ 
৫ 


১ 


০ 
(> 


0 
১ 


এ 


৫ 


১ 
0 


৫২ 


৫ 
৫ 


২ 


৫ 


০ 
টু 
৫৫ 
৩ 
টি 


> 


> 


ক 


১০ 
৯ 


0 


& 
৫ 
রঃ 


০, 


৫ 
১ 


৮, 
৫ 


৫ 


সি 


১৩, 
৬, 
৯ 
এ 
১ 


0 


0 
টি 


৫ 


টি 


২. 


৫ 
৫ 


(> 


১ 
১ 


৯ 


0 
৯, 


০০ 
১৩, 
> 


0 


Lad 


O 
0 
₹৯ 
১ 


৩ 
৫ 
৫ 


৫ 
© 


৫ 
© 


0 


© 
৫ 
৫১ 


১৩, 


১ 
৫ 


১) 


৫ 


©. 
৩. 
৫৫ 
৫৯৫ 


৩, 
৫৫ 


0 
0 


১ 


৫ 
৫ 
৫ 


ও 


টি 
(> 


OQ 


১ 
৫ 


০ 
৫১ 


0 
() 
bt 


9 
রি 


> 


৫ 


০, 


১ 


৩, 
৯, 


১ 
0 


৫৯ 


৫ 


১০, 
৫) 
১ 


0 
0 


৫ 


০ 


৩ 
৫ 


৫১ 


₹৯ 
পি 


১৫ 
$ 


এ 
রী 
৫ 
৫৫৫ 
0.0.0 


0 


AS 


৩, 


১ 


০, 


© 
১ 


=) 


৫১ 
৫ 


৫৯৫ 


৫ 


8৬৯৪৬ হি 
22222222222: 


৩, 


LG 
9 


সঠিক ও 


রতি হি হি 
’ নামে এক মাস বৃদ্ধি করতো $ 
আবর্তিত হতে থাকলে $ 

১ ১৯ 


2 | 
৮ 
৪) যে বছর 


(অন্য ) 


১৩০ 
তত 
রত 


EAC 


525% 


কিছু তাঁকে তোমরা না এবং তোমাদের 


1 
dl ৯ ৬ 


ন্‌ 


মাসে অনুষ্ঠিত হতো। নবী করীম সে 
হজ্জ ঠিক তার যথা নিদিষ্ট তারিখে পড়েছিল এবং সেই সময় থেকেই তা জারী আছে। ৮০: 


না হয়ে বিভিন্ন তারিখে অনুষ্টিত হতে থাকতো এব 
(৯রুকুর শেষ পর্যন্ত) তাবুকের যুদ্ধের সময় অবতীর্ণ হয়েছিল। 


Ee 


(৪৬, 
22% 
LB Te 


এ 


ধা ও কাঠিন্য ভোগ করতে হয় তা থেকে বাঁচতে পারা যায়! এভাবে ৩৩ বছর যাবৎ হজ্জ তার 
যিলহজ 


যে অসুবি 
সময় 
নির্দিষ্ট সময় 


Z 
2 


৬ 


৩৯. তোমরা যদি যুদ্ধ-যাত্রা না কর, তাহলে তোমাদের পীড়াদায়ক শাস্তি দান করা হবে এবং তোমাদের স্থলে $ 
রো কিক এ বরা হে জোহা অাহর জনি বে 


বিষয়ে শক্তির আধার। 
ধ্বংসাত্মক কার্যকলাপ ও রক্তের প্রতিশোধ গ্রহণের জন্য কোন "হারাম" মাসকে ‘হালাল’ গন্য করা হতো এব 


সু 
অমান্যকারীদের কখনও হেদায়াত দান করেন না। ৩৮. হে২০ ঈমানদার লোকেরা, তোমাদের কি হয়েছে, $ 


তার পরিবর্তে কোন 'হালাল' মাসকে হারাম করে নিয়ে মাসের সংখ্যা 
হচ্ছেঃ চান্দ্র বছরকে সৌর বছরের অনুযায়ী করার জন্য তার মধ্যে তারা 'কাবীসা 
যেন হজ্জ সকল সময় একই মৌসুমে পড়ে ও চান্দ্র বছর অনুযায়ী হজ্জের সকল মৌসুমে 


OFC ELUTION ১১৫১৫০৫৫১৫১ 


৬8:55 উ৬ 36৯,88৬ ৮৬ ৪ -$$.$৬ 6 ৪৬৬ 

ডউডিউ৬র৬৯৬৬৯৬৪৯৪৮৬৬৩: ৮৮৮৬৮৮৮৬৮৬৬৮৬১৬৪৬৬৬১৬৬৬৬৬৮৬৬৩৬৬, C00 

৩00৫.৬. 12171277124 ৮৮৮৮৬৬৬৬৬৬৬৬৬৬৬৬১৬১৮৮৬৬৬৬৬৬৬৬৬১৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৩, 

৬৮৬৬৬৬৬ ৯৬৬৬৬ ৬৬. ৮১১১১১১১১১৬ ₹৮৬৬৯৬৬৬৬৬: 

25222552222 ৮৬৬৮৩৬৬৬৬৮৬৬৬৬৬৬৬৬৬৬৬৬, 
৬৬৬৯৬৬৯৬৯৪৬, 


সুরা 'আতৃ-তগওবা- চি ১৩১ পারা-১০ 2 


COCO 

৫৬ 

LLL 
টি. 


৫৮2 2৬) BA 30% 2৩০৩৫ 
12 (5 4S | 2 hl 62 ৩2 83025 ৭ 
যারা উর যখন ০০১০ নিশ্চয়ই তাকে তোমরা যদি 
করেছিল সহাযাকর (পরোয়া নেই না 


(5904 %, 5৩) 305 3 ৬৫1 UG 
তখন গুহার 84 দুজন 'লে ছিল৷ 

৫. LLLP 24 5৫১৫ ৃ 
BY ৫175] 
ও ৰ 


04৩ বিষন্ন না 
27785 হয়ো তুমি 


4১ 
টু 
XA 


মন 


0 nO aS 


৫ 
oe 
৮৫ 


$ 


৩১ 

টিক: 
৬:৮৬ 

৫৩৮৬ 


০ 


bt 
৫ 
CCA) 


কী 
ba 
KAA 
a 


৫১৫১৯ 
১৫৫০ 
2 

El 


> 
bd 
(0) 

১ 


টি 
sl 
এন 
| 
২ 
Ty 
ঙ 


৫১ 
9 
৩ 


কুফরী এ নে করলেন ও যাদেরকে তোমরা রি 
করেছিল যারা দেখতে পাওনি সৈন্য দিয়ে 


2) 5১৮] & A KY 5 


রত 
মহাবিজ্ঞ মহাপরাক্রমশালী আল্লাহ ও সমুন্নত তা আল্লাহর কথা ও 


৫ 
৫ 
Le. 

KAA 


হর 


$$ (করলেন 42112 
if EY al 186 রে ৫ € ৫) ৫ দু ৫৪ 1252) ৬৬৬৬ 
2 14 ৮৩ ১৬৪৯ এ 2 / ৩৬১1) 
$$ তোমাদের ও তোমাদের তোমরা এবং ভারী কিংবা হালকা তোমরা ৮৫ 
৮ জান-প্রাণদিয়ে) ধন-মাল দিয়ে জিহাদ কর অবস্থায় অবস্থায় থাক বের হও 1৫ 
১১০৫১, 
2 ০ ত5 ৫ 2৫ 3 
Ed ডক 
2 0০৮ ৩) A HS £205 ৯4) 00৯ 
৫ জানতে তোমরা যদি তোমাদের উত্তম তোমাদের আল্লাহর 
১১৫ 
হর 5 জন্যে সেটাই 


{$$$ 8০. তোমরা যদি নবীকে সাহায্য না কর, তাহলে সেজন্য কোনই পরোয়া নেই। আল্লাহ সেই সময় $$$ 
($$$ তার সাহায্য করেছেন , যখন কাফেররা তাকে বহিষ্কার করে দিয়েছিল, যখন সে মাত্র দু'জনের দ্বিতীয় ৫ 
 ছিল। যখন তারা দু'জন গুহায় অবস্থিত ছিল তখন সে তার সংশীকে বলেছিলঃ চিন্তা-ভাবনা করোনা, 
$4 আল্লাহ আমাদের সংগে রয়েছেন২১। তখন আল্লাহ তার প্রতি স্বীয় গভীর প্রশান্তি নাযিল করলেন এবং 
তকে তাকে সাহায্যে করলেন এমন সব সৈন্যবাহিনী দিয়ে, যা তোমাদের দৃষ্টিগোচর হত না, এবং 
{2 কাফেরদের কথাকে নীচু করে দিলেন। আর আল্লাহর কথা তো র্বোচই। আল্লাহ হলেন বড় শড়িমান 


১৫ ও সুবিজ্ঞ বিবেচক। ৪১. তোমরা বের হয়ে পড়_ হালকাতাবে কিংবা ভারী-ভারাক্রান্ত হয়ে। আর 
জেহাদ কর আল্লাহর পথে নিজেদের মাল-সামান ও নিজেদের জান-প্রাণ সংগে নিয়ে; এ তোমাদের জন্য 


৯৫ 
< 


) 
৫, 
২3) 


CO 
bt 


OOOO 
৪8৪ 

Cn) 

৮৩৬, 
দক৪$ 


৫৯ 
১ 


৫০৫৯ 
১৫ 
ক 

১১০০, 
0S 


ৰ 
E 
Ll 
‘3: 
E 


৮, 

$% 

৮৪ 
্ 


১৫৯, 


ডি 
৫৯ 
৫৫ 
bd 
AAA 


HH 
ধু 
রন 
নু 
38 
টি 
94 
রা. 
ৰ 
1 
ga 
রর 
§ 


$4 সিন্ধান্ত হণ করেছিল এবং হত্যার জন্যে যে রাত নির্দিষ্ট করা হয়েছিল ঠিক সেই রাতেই মক থেকে ) 
2 05 সেই ইত 


৪ 
oo 
৬ 


0) 
) 
৫৮ 
6) 
$ 
€) 
4 
“i 
4 
Ef 
Ur 
$ 


পারা-১০ ২ 
X LES 
£££: 


১, 


১ 


০৩০০৬৩৩ 


৮ 


৫ 


সুগম 


৬.৯ 
টি 


৫২ 


রি 


@ 
৬, 
৮৫৪ 
৫ 


করি 
ডট. 


রর 
4৯ 
7 


রে 
৫ 
চি 


Lo ১, 


৯৬ 
১ 
১০১, 
0S 


০ 


৫ 
টি 


৫ 

কী 

১ 
১৬-$ 


> 


চে 


CO 
১৫, 

৫S 
NAL 


ক৯ ৪ 


হর 
9 
5% 


১৩৯ 


০ 
৫ 


হয়ে যায় 


টি PAA 0 Ae / 
৬৬১৬৪ পি) 6৬40 
তোমারকাছে না তুমি ও 
অব্যাহতি চায় তি জানতে পার 


১৩৩৬ Of BJ 23 £ 


is যে “আখেরাতের দিনে 
করবে নো) (উপর) 


2 ৬৮৫ 2 2 
2) মে 28) রশ ৮৮5০ ? ০ 
খুব আল্লাহ এবং তাদের জান- ও তাদের মাল 
প্রাণ দিয়ে সম্পদ দিয়ে 


১$৪২. হে নবী, ফায়দা যদি সহজলভ্য হত ও বিদেশ-যাত্রা হত সুগম-স্চ্ন্দ তবে তারা অবশ্যই তোমার } 
পিছনে চলতে প্রস্তুত হত। কিন্তু তাদের পক্ষে এই পথতো বড়ই কঠিন ও দুর্গম হয়ে পড়েছে২২। এখন { 
£8888: তারা আল্লাহর নামে কসম করে বলবেঃ আমরা যদি চলতেই পারতাম, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে ॥ 
১৫৫৫৫ যেতাম । আসলে তারা নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করছে। আল্লাহ খুব ভালভাবেই } 
জানেন যে তারা মিথ্যাবাদী । ক্রশ্ক্ু- ৭. ৪৩. হে নবী আল্লাহ তোমাকে মাফ করেদেন, তুমি কেন এই ॥ 
৯৪ লোকদের অবসর দিলে? (তোমার নিজের পক্ষ হতে অবসর না-দেওয়াই উচিৎ ছিল) তা হলে £ 
$$$ তোমাদের নিকট সুস্পষ্ট হয়ে যেত যে কোন লোকেরা সত্যবাদী; আর মিথ্যাবাদীদেরকেও তুমি জানতে } 
Om Ont no 


$$$ পারতে। ৪৪. যারা আস্তরিকতার সাথে আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমানদার, তারা৷ তো কখনই ; 
++ তোমার নিকট আবেদন করবে না যে, জান-মালসহ জেহাদ করার দায়িত্ব হতে তাদেরকে নিষ্কৃতি দেয়া { 
হু হোক। আল্লাহ মুত্তাকী লোকদের ভাল করেই জানেন। 
2 ২২. মোকাবিলা ছিল রোমের মত প্রধান শক্তির সংগে, “সময় ছিল প্রচন্ত গ্রীন্মের”, ক $$ 
$$$ কবলে , ও নতুন বাৎসরিক ফসল কাটার সময় ছিল আসন্ন- আর এই ফসলের আশা নিয়ে তারা দিন ১9৫ 


1 
হু গুণছিল- এই অবস্থায় তাবুক যাত্রা তাদের পক্ষে বড়ই কঠিন বোধ হচ্ছিল। $৫৫ 


Soe 
১০ 
₹6৪%৮৬% 


১০, 


পীর 


০, 
১৫, 


6) 
১ 


১ 
১৫ 
১, 


২ 
9 
১ 


এ, 


১৩, 


৫) 


১৬, 
১৩, 


০ 


ঁ 


২৩, 
১, 
১৫ 


bt 


১ 
১ 


© 
৩, 


১ 


৫ 
এ 


১৫ 


১১ 
১০, 


১৫ 


১৩ 
< 


৫ 


এ 


0 
0 
৫৯ 


৫১৫০ 
ক 


টুক 


২, 
ND 


১০ 
০৩ 
টিক 


এ 
৫ 


উজ 


এট 


> 
৫ 


৫১ 
bt 


১৫৯ 
ক 


(03 


© 
০ 


© 


৫ 


৫৯৫০ 
০ 
ক 


0 
oT 
0S 

0 


১৫ 


্& 


0 


Se; 
1৯, 


রী 


জি 
€ 
© 


> 
এ 
১ 


4 
টু 


LD) 
৫ 
৫ 


১ 
৫ 


CY 


0 


৯ 


৮ 


০ 
) 


চ 


0 


gt 


> 
৫১ 


0.00.0. 
৩ 


0) 


৫১ 
৫ 


এ 
৫ 
৫৫ 


১ 
৫১ 


0S 
৬৬ 


৫ 
ক 
৫১ 


৫ 


৫ 
€) 


হরর 
OO 
> 


০১৫১ 


4 
২৩ 


১ 


রে 


জী 
১৫১, 
2% 


0 
0 


৫ 


১ 


৫ 
9 


১ 


ড় 


4৫ 0 


> 
< 


© 
0 


টড 


চি 


ক 
টি 


৯, 
৩, 


ও 
0) 


১৬, 


7 
৫ 


৮ 


bb 
টু 


১ 
৫৫ 


১৫ 


EL 
৫ 
0.9 < 


৫ 
৫৫ 
৪) 


৫ 
> 


৫১ 
১ 
0 


bd 


0 
৫১ 


৫ 
২ 


$$ 
১৫১৫১ 


১০ 


১৩ 


এ, 


< 


9 
টি 
১০১ 


১০ 


কি 
৮ 
ডি 

১ 


০ 
টি 
( ) 

0 


০ 


< 
১ 


টু 
ডি 


€০ 


৮$ 


ট) 


১ 


টি 
0 


৫ 
9 
oO 


1 

১ 
৫ 
রঃ 


0 
১ 


৪ 
€) 
৫ 


YS 
৫ 
0) 


KY 


১ 
0 
রি 
৫ 


পে 


সূরা “আত্-তওবা-৯ ১৩৩ পারা-১০ 
চি / i A 22 4 চারি £ ৬1৮ ১৮ € 

4291 2500 OF 5 0250 ৬৬১6 ৩), 
দিনে ও 


আল্লাহর ঈমান না (তারাই) 
আনে 


৪১৪৫ fed 5 2 


৫১৪ 32 BA ১5522 
৩৩১১৩ ৮৪2 Y ৮৫১৩ 


তারা দ্বিধাগ্রস্ত তাদের মধ্যে তারা তাই তাদের 
হচ্ছে সন্দেহের অন্তর 


Jl 15215 


অপছন্দ কিন্তু প্রস্তুতি তার অবশ্যই বের তারা সংকল্প যদি এবং 
করেছেন (যথাযথ) জন্যে রে হওয়ার করত 


96920 2 BOGS 055 5 26 1249 2) 


বসে থাকা সাথে তোমরা বলাহল এবং তাদেরকে অতঃপর তাদের আল্লাহ 
লোকদের বসে থাক ঢা অভিযাত্রা 


ক $ ও 5 2556 EG NES ৬ 
তারা ঘোড়া দৌড়াত এবং বিভ্রান্তি ও এছাড়া তোমাদের মধ্যে না তাদের ০ যদি 
(ছুটাছুটি করত) অনিষ্ট বাড়াত।আরকিছু) মধ্যে 


24, 22 Pd £2 
9 0 052১ 2৩3 2 58 725 1 


তাদের সমর্থক (কান তোমাদের এবং ফেতনা তোমাদের মধ্যে তোমাদের 
জন্যে দেওয়ার লোক) মধ্যে (আছে) টি তারা চাইত মাঝে 


9৫28৩ FF 2 9 
খুব আল্লাহ এবং 
জানেন 


৪৫. এরূপে কোন আবেদন কেবল তারাই করে যারা আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমানদার নয়, 
যাদের মনে সন্দেহ রয়েছে, আর তারা নিজেদের সন্দেহের মধ্যে পড়ে ইতস্ততঃ করছে। ৪৬.তাদের 
বের হবার ইচ্ছা যদি সত্যই থাকত, তবে তারা সেজন্য কিছু প্রস্তুতি অবশ্যই গ্রহণ করত। কিন্তু 
তাদের সংকল্নবদ্ধ হওয়াই আল্লাহর পছন্দ ছিলনা । এজন্য আল্লাহ্‌ তাদেরকে বিরত রাখলেন। এবং 
বলা হল যে, বসে থাক বসে-থাকা অন্যান্য লোকদের সাথে। ৪৭. তারা যদি তোমাদের সঙ্গে বের 
হত, তাহলে তোমাদের মধ্যে দোষ-ক্রটি ছাড়া আর কিছুই বাড়িয়ে দিত না; তারা তোমাদের মধ্যে 
ফেতনা সৃষ্টির জন্য পূর্ণ শক্তিতে চেষ্টা করত। আর তোমাদের লোকদের অবস্থা এই যে, তাদের কথা 
“বিশেষ লক্ষ্য সহকারে শুনার মত অনেক লোকই তোমাদের মধ্যে রয়েছে। আল্লাহ এই যালেমদের 
খুব ভাল করে জানেন। 


শব্দার্থে কুর-৩/১৮-__ 


হত 
০, 


৩, 


৩ 
১৩০, 


০ 


© 
9 


ঘট 
৫ 


৫ 
১৩ 


৫ 
১ 


১৫, 


১ 


ডি 


0 


৫ 


টড 


২ 


১? 


১ 
৯ 


0 


0 


@ ২৯, 
৬৬ 


ক 


১৩, 


১০ 


0 
১ 


এ 


১৩, 
৯ 


০ 


১ 
৪৬৬ 


১, 


> 


৫৮ 


সূরা 'আত্-তওবা-৯ ১৩৪ পারা-১০২৫ 


9. 
২, 


০, 
9 


3 


০, 


Ll 


ও 


৬ 


SSS 
৫ 


৩০, 


Ly ৮১ ES TAAL ১ 2৫১,১04৫5 1৫ 
(৫ 02 ৬৫ 2 ০৯৪ 05 25581 95) ৬৪) 
নিশ্চয়ই 


কত. নে কত: 
IIIT যতক্ষণ কাজ-কর্ম তোমার জন্যে এবং পূর্বেও ফেতনা তার ee. 
৫ না উল্টাপাস্টা করেছে সৃষ্টিকরতে) চেয়েছিল ৫ 

৫ 


4 
§ \ 
LY 


৯, 


CLD 
৫৫ 
৫৩ 


0 
টি 
৬৬: 


৬ 
তি 
ডি 
চি 
১ 

৪ 


৫ 
২৩. 
৮৬ 


কব 
4৬ 
টু 
[ol 
iN 
৪১ 
EAN 
গু ৬৬ \ 
০ 
ডে 
ডা 
২০৬ 
পিং 
hs 
মি 
৬ 
ভি 


a 

রর 

ন 

ES 
CY 
$-$% 
৮৪৬৬ 


(শুনে রাখ) ফেলবেন অব্যাহতি দিন (এমনও আছে) ৫ 


1 এটি 1৮5 4 1৫ 218৮ ৮৮৮১৬! 
0৫74৮445748: 


০ 
৩, 


ভি 
$$$ 
000 


ন 
রর 
5 
টু 


তির 
বৈ 
৪ 


৫ 
৮ 
৪৬ 


2 
রা বসা COME রা রি wl 


ঙ 
চি 
চি 

© 
রর 

0৩ 


= 
3 
3 
a 
th 
5 
‘ 
= 


২০, 


নু 
CY? 
রর 
৪১০, 


রে 


CC 
খু b 
তি 
সিসি 
Cc 
উঠ 
বি 
সাপ 
ছি 
তি 
bE 
hs 
ILA 
$$ 
SSS 
90 


4০৯. 


CS 
ও 
রর 


| 
নু 
নর 
- 


- 
টু 


0 
90% 


® 
C\ 
৬ 
A 
br) 
৯৮৩ 
ia 
কি 
২, 
০ 
SELIG 


% 

পু 

্ 

Ft 
0৫০৫.৩. 
$$: 


0 
৮$ 
৫ 


৫ 
১ 


© 
১৫৫৩ 


৪৮. এর পূর্বেও এরা ফেতনা সৃষ্টির জন্য বহু চেষ্টা করেছে। এবং তোমাকে ব্যর্থ করার জন্য এরা $$ 
সকল রকমের চেষ্ট-যত্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে করেছে। এ সত্বেও তাদের মর্যীর সম্পূর্ণ বিরুদ্ধে সত্য ৮ 
আসলো আর আল্লাহর কাজ সম্পন্ন হল। ৪৯. তাদের মধ্যে এমন লোক আছে, যারা বলেঃ “আমাকে $$$ 
অবসর দিন এবং আমাকে ফেতনায় ফেলবেন না।” শুনে রাখ, এরা তো ফেতনার মধ্যেই পড়ে { 
রয়েছে। আর জাহান্নাম এই কাফেরদেরকে ঘিরে রেখেছে। ৫০. তোমাদের ভালো হলে তাদের দুঃখ $ 
হয়, আর তোমাদের উপর কোন বিপদ ঘনীভূত হয়ে আসলে এরা মুখ ফিরিয়ে খুশীর সাথে প্রত্যাবর্তন $$ 
করে। আর বলতে থাকে ভালোই হল, আমরা আগেই আমাদের ব্যাপারটি ঠিকঠাক করে নিয়েছিলাম। 


১৩ 


0 
টি 


৭ 
টি 
রি 
ক 
0 


$< 
১.0 
৫ 
ক্ট্উ 


চ 


৩ 
১০, 


রঃ 
Cm) 
কক 


১ 


৫9 


সূরা 'আত্-তওবা-৯ ১৩৫ . পারা-১০! 


৩ 
0) 


মুমিনদের ভরষা করা উচিৎ আল্লাহরই উপর এবং উল 


মনীব 
SI HH লা 2 2) 
(০০ 5 s এসি (৩০৮ ED RS 05285 টা 
এবং লই কল্যাণের একটি এছাড়া আমাদের is কি 
(অর্থাৎ শাহাদত বা বিজয়) জন্যে অপেক্ষা করছ 


হি 2 2 4 ১6 4৫ 
5৩ 032৩৩ Bl (6৮৪ Uf তি ০০ 


এ ০০০০-২৬-০০ 
নিকট বি 


9০555 PAL 0) BERKS 452 ও 


আপস কারী চদা নি রিড তিরিন সাতদিযে অথবা 
অপেক্ষা কর 2 


তোমাদের কবুল করা কক্ষণ অনিচ্ছায় অথবা ইচ্ছায় তোমৰা বল 

হতে হবে (তা) না খরচ কর 
(2.0 29 ১৪৯ ৯ 
ফাসেক সম্প্রদায় হলে 


৫১. তাদেরকে বলঃ “(ভালো কিংবা মন্দ) কিছুই আমাদের হয় না, হয় শুধু তাই যা আল্লাহ আমাদের { 
জন্য লিখে দিয়েছেন। আল্লাহই আমাদের মনীব ও মুরত্বী এবং আশ্রয়। আর ঈমানদার লোকদের € 
তাঁরই উপর ভরসা করা উচিৎ”। ৫২. তাদেরকে বলঃ “তোমরা আমাদের ব্যাপারে যে জিনিসের 


1, 
৬৬৬. 
(++ 
৮& ১৫১০০০২১০১০, 


০ 
১ 


১ 


টক 
১৫ 
Om © m0) 


লোক। 


0 
৮ 


২৩. অর্থাৎ আল্লাহ্র পথে শাহাদত অথবা ইসলামের বিজয়। 


oO 
9 


০০. 


৫ 
রী 
সস 


৬ 
টং 
৬ 
রে 
১৩, 


৬ 


১ 


9.9 
১০) 
0 


$9 


ty Bs 94 ৩ ৬৮ ৮ ৫8 OS 


অপেক্ষা করছ, তা দুইটি ভালোর মধ্যে একটি ছাড়া আর কি২৩! আর আমরা তোমাদের ব্যাপারে যে ! 
জিনিসের অপেক্ষায় রয়েছি, তা এই যে, আল্লাহ নিজেই তোমাদের শান্তি দেবেন নাকি আমাদেরই ( 
হাতে শান্তি দিবেন? যাই হোক, এখন তোমারাও অপেক্ষা কর, আর আমরাও তোমাদের সাথে ৫ 
অপেক্ষমান রইলাম।” ৫৩. তাদের বলঃ তোমরা নিজেদের ধন-মাল মনের ইচ্ছা ও আগ্রহের সাথে ( 
খরচ কর, কিংবা! অসস্তৃষ্টির সাথে, যাই হোক- তা কবুল করা হবে না। কেননা তোমরা হচ্ছ ফাসেক ( 


বস 


0, 
৫৫ 


৪৬৬ $232: 
672 ESN EE (1 
৫৫ তি চু J - 6) রি )। 18৩ €৫ (০১৫১৫ 
৬৪৬৬৭ 
৬৬ ৫ কে ৬৬৬৬, 
তং তিনিই আমাদের আল্লাহ Sls যা এছাড়া আমাদের কক্ষণ বল ৯৬৬৮৬ 
079 পৌছুবে না $$$ 

5 ৯৮৫৬ 

শর তত না এত ee ee e- 

১ ৮2 5৮ ] ১৫ abl (৬ হ ১৩৩৮০ 13 

৩৬ ৬ 2 এ ? £৫ 


0 
০. 


ক 
৬. 
$$ 
র্‌ 
৯ ২, 
ক. 
৬৬৫ 


© 


যেতে 

৫ 

৫ 
৩) 


৩, 
৩, 


0 
১৪৮৩, 
১ 
৪৪৬ 
৫০০০৫ 
(১১০৫-৫১-০১ 
১ 


0 
ক 


৩, 
০, 


ক 
£8 
০ 


0 


© 


১৩, 


৫৩ 
CY 
@ং 
৫ 


৯, 
৩, 
০, 


০, 
6 


৩, 


৮ 


9৫৫ 


¢ 
(=O) 

৫ 

0 


0 
৩. 


৫ 


৩, 
১ 


৩১, 

® 
৬ 
KAA 


0 


$ 
৬. 
KAA) 


0 


৫ 
KA) 


শে 
ঞ$ 
৫৮ 
® 


© 
0) 
$৩ 

৪ 


৬৬ 


৬১. 
0 


টো 
ক 


৭০) 


১৩ 
0 


০১ 
$$$ 
8 
Ee 


১ 
৩, 


০ 
ও 

ক 

সি 


৪ 
৫১০ 
ত 
৫৫ © 


৫৯৫ 
৩৬৬ 


234/02 ৰ 22, ৫ 
nl ৬৯০০ ৯৬ 
Pd 

তাদের তোমাকেবিশ্িত অতএব 
মালসমূহ করে (যেন) না 
1৮ ৬ রত EX LAL) 
Al ৩ নিও 
তাদের আযাব 

দিয়ে দিতে 


রি 228 EE TERA 
3 i+ 8) 20৩ Oxi 3 CUE 2 
কিন্তু তোমাদের নিশ্চয়ই আল্লাহর তারা হলফ এবং কাফের তারা এ 


করে বলে 

i পা ee 2৫ [ETA 2 2S | পর্ণ ঠা ৪ ৬ ১49 A. 

৪ 93555 2 ESI AL পি ৩ 
তোমাদের তারা 


(যারা) (এমন) তারা কিন্তু 
ভয়করে লোক অন্ততৃক্ত 


না 


৫৪. তাদের দেওয়া ধন-মাল কবুল না হওয়ার কারণ এ ছাড়া আর কিছুই নয় যে, তারা 
আল্লাহ ও রসূলের প্রতি কুফীর করেছে। তাত্বা নামাযের জন্য আসে বটে কিন্তু আসে 
অবসাদগ্রস্থ অবস্থায়; আর আল্লাহর পথে তারা ধন-মাল ব্যয় করে বটে কিন্তু করে অসস্তোষ 
ও অনিচ্ছায় । ৫৫. তাদের ধন-সম্পদ ও সস্তান-সংখ্যার বিপূলতা দেখে তোমরা. ধৌকায় 
পড়োনা, আল্লাহ তো এসব জিনিসের সাহায্যে তাদেরকে এই দুনিয়ার জীবনের আযাবে 


নিমজ্জিত করতে চান ।এরা যদি জানও কোরবান করেঃ তবে তা করবে সত্যকে অস্বীকার 
করা অবস্থায় । ৫৬. তারা আল্লাহ্র নামে শপথ করে বলে যেঃ আমরা তো তোমাদেরই 
( মধ্যের লোক । অথচ তারা কক্ষণই তোমাদের মধ্যের লোক নয় । আসলে তারা তোমাদের 


ব্যাপারে ভীত-সন্্স্ত লোক । 


৫ 
ভিজতে 

৫১৫ 
be 
তি 


৫৩৯৭৫ 
ভিডি 
৫৫৯৫৫ 

ভিড 
টির টির 


১৩, ১৫১৫ 
8৬৮৬ 
1১৮৫ 


১ 


কী: 


৫১ 


১৪১৫, 
৫১ 


8 
১ 
৫ 


২, 
0 
0.0. 
00 


১ 
OOD 


0 
রে 


0 a0 nO nO. 
CXL 
Com 
উর 
কিক, 
১৫০১০৯০৬০৫১, 


$ 

টি 
৫ 

৬ 


২৯৪১৫) ৫১০৫১ 
রক কর 
On nO nO nO nO nO 
₹$৮%$5৬% 
272 
CoP 


২১, 
৫ 
৯ 


টি 
® 
ক 
টি 


৯৯৯১০ ৪১৪ পারা-১০ See 
2 দ্‌ 1156 3A পণ ১৮ টে ES ন 2 ৫ 
y হি 2 তি ৫৫ Ie ৪ 5 1 ডে | LC Le (*) & ৫ 
৯৮৬৬: টিতে LEA ঢুকে বসার অথবা গুহা অথবা আশ্রয়স্থল তারা লেও যদি $99 
১৩১৫১ ফিরে যেত জায়গা 8 ৪৫৫ 
১ 22 2৫152 3 হি পর্ণ ০১2৫৭ 
CETL EES ৯ 5 এনা ৩৬৬৬ 
SIF bra ৬. ~ ্ট তি ৮৪55 2) এসপি শি 50 
৫2৫% সদকা ব্যাপারে তোমাকে কেউ তাদের এবং দ্রুত রর যেত তারা এ $$$: 
সক (বন্টনের) দোষারোপ করে কেউ মধ্যে মবস্থায়-$৫$৫৫ 
0 $$ রখ এ 7 2 টে Xa 
৮6 রর পারি 3 32 pb) = রর ৩০৫ পরত ১১৯৩ 2 ৮৮ 
38835 5124 ৮ 0) 5 13485 51985 982 
রা 
ট£ তখন তা হতে তাদের না যদি আর তারা তাথেকে তাদের কিন্তু ৫৫3৫৫ 
9 $ (কিছুই) দেয়াহয় খুশী হয় (কিছু) দেয়া হয় যদি $$৫%%% 
00.9 ৮ 1 11 স্ ৫ / ৫১1৫3১4৩544 CY 
000 Pw dA ৮ 5 2 ANE EE) ৮ রি র্‌ ১৮৫ 
5 এ) পিতা a ney পরা ৬ 2৩০১৬ EG 
$$$ এবং আল্লাহ তাদের যা খুশীহত তারা যদি এবং অসন্তোষ তারা 
5৬ 22 চে ৫১৬৯] 2 2 ৬ PEMETA 202, A (437 LILY 
12222: 8 2১1 ৩১০৮০ ০০) ১৩৯০০ 126 2 Yd) V $3$3$ 
(2 হতে আল্লাহ্‌ আমাদের দেবেন আল্লাহই আমাদের জন্য এ টা রী এবং তাঁর রসূল $$$$$ 
তরু রি রর শীঘ্রই যথেষ্ট (212 
| A পপ ১ ১৫৫ 
ক: ee { / বি / 23,1 এ ১1542 রণ সিরিড৬৪৫ 
২ L 0 Lr 4০1 2 5) oz $$$ 
4444 ও ৮৬৬ 
0 কৃত পক্ষে KE নিবদ্ধ আল্লাহরই প্রতি ই তীর বসূল ও তাঁর $৫৫9" 
CL bo 32 চার আহ 2 
1৫ ৯১2 AK / “7 | | রি = A )} 24 
০ pe 00> রর ২৮ র্ sl পা ৫৫ 
আকৃষ্ট করতে ও তার কর্মচারীদের ও রি ও ফকীরদের সদকা $$ & 
দ্বিনের প্রতি) উপর (জন্যে) জন্য ১১৮৫ 
2 ৮৬৪৫ 
? তাদের অন্তর $$ 
৫৭. তারা আশ্রয় নেবার মত কোন স্থান যদি. পায়, কিংবা! কোন গুহা অথবা ঢুকে ৯৯১০০১১ 
$$ বসার মত কোন জায়গা, তাহলে তারা সেখানে দ্রুদ ছুটে গিয়ে লুকিয়ে থাকবে। ৫৮. হে নবী, এদের ৫% 
৫ কোন কোন লোক সদকা ২৪ বন্টনের ব্যাপারে তোমার প্রতি নানা প্রশ্ন করে, আপত্তি জানায়। এ মাল- $$ 
£2 সম্পদ হতে তাদেরকে কিছু দেয়া হলে তারা খুবই খুশী হয়ে যায়, আর দেয়া না হলে খুব অসন্তুষ্ট হয়ে ৫% 
$$$ পড়ে। ৫৯. কতই না ভাল হত, যদি আল্লাহ ও রসূল তাদেরকে যা কিছু দিয়েছিলেন তা পেয়েই তারা (4 
$$$ খুশী থাকত এবং বলতঃ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনি স্বীয় অনুধহে আমাদেরকে আরো অনেক (৫ 
$ কিছু দিবেন এবং তাঁর রসূলও আমাদের প্রতি অনুখহ করবেন; আমরা আল্লাহর দিকেই দৃষ্টি নিবদ্ধ করে ?$$$ 
উড চক ১৫ 
$989: রয়েছি। স্মম্ক্ু-৮: ৬০. এই সদকা সমূহ মূলতঃ ফকীর ও মিসকীনদের ২৫ জন্য আর তাদের জন্য ৫9৫% 
2 যারা সদকা সংক্রান্ত কাজে নিযুক্ত এবং তাদের জন্য যাদের মন জয় করা হল উদ্দেশ্য২৬। ১৬৫ 


$% ২৪. অর্থাৎ যাকাতের মাল। ২৫. ‘ফকীর' অর্থ যে ব্যক্তি নিজের জীবিকার জন্য অপরের সাহায্যের 
$$ মুখাপেক্ষী; মিসকীন অর্থ সেই সব লোক যারা সাধারণ অভাবগ্র্থ ব্যক্তিদের তুলনায় অধিকতর দূরবস্থা$$$$% 
সম্পন্ন। ২৬. “তালিফে কুলুব* 
বিরোধিতায় তৎপর যদি অর্থ দিয়ে তাদের শক্রতাপূর্ণ উদ্দীপনা স্তিমিত করা যায়, কিংবা যদি কাফেরদের 


882 


-এর অর্থ অন্তর আকর্ষণ করা। এ হুকুমের উদ্দেশ্য হচ্ছেঃ যারা ইসলামের £$%$$ 


১০০০১ 


CX ১ 
দলে এরূপ লোক থাকে যাদের অর্থ দান করলে তারা কাফেরদের থেকে বিছিন্ন হয়ে মুসলমানদের 


সাহায্যকারী হতে পরে কিম্বা যারা নতুন নতুন মুসলমান হয়েছে ও তাদের দূর্বলতা দেখে আশঙ্কা হয়, 


৬৬৬, 
. অপর পাতায় দেখুন 1? 


৫ 
₹৬৬ 
9 
₹৮৮৬৬ 


৩, 


৮২8 
ক 
14৫ 
84৫ 


9 
রী 
রী, 0 


১৫ 


আল্লাহর পথে 
(অর্থাৎ জিহাদে) (অর্থাৎ দাস মুক্তির) 


৮৫ ঠক se, থঃ AENEAN 
© PE 2৫ 20] ৩৯৪০1 ০ 29825 


রঃ 
৯ 
৬৬ 
৫১৫০ 
৫ 
৪, 


খে 
@ 
$$ 


> 
১ 


CO) 


XO 
io 
9 
টি 


0 


CD 
TED 
OO 
0 
কউ; 


৫ 


চটি 
00 
৮৬৬ 
SYS 
PAPO 


OY 
0 
0.0 
৫ 
এ 


YS 


0 


0 


ে 

৫ 

বক 

OO nO a0 nO 

0.9.00 
৪৬৫ 


১9 


৩১০ 
060 
OO a0 0 
৫ 

৫১১৮০ 


৫ 


> 
কিং 
SO 
0S 
৫১৩১ 


৫১১৫১ 
ee 
Pm) 
৫4 
=) 


উপর 


© 


/ 32329 ৮১১৫ ০ 5 ১৪৩৪ 
৩১১% ১:৬০ 5 ss 1৯৮০] 
কষ্টদেয় যারা এবং তোমাদের ঈমান (তাদের) জন্যে রহমত 


এনেছে যারা 
294 


মধ্যে 
৩4৭৮৫ 9 34 [) পু Pd 
৫৫৫০ ু 
$0৫: NANG ASS 
যন্ত্রণাদায়ক 


0 
৮ 
$$৬৫ 
৪৬ 
৫৫৫৯৫ 


9৯ 

৫ 

) 
() 


১$%$%* সেই সংগে গলদেশের মুক্তিদানেইনঁ ও খণ ভারাক্রান্তদের সাহায্য র 

১ মুসাফিদের কল্যাণে২৯ ব্যায় করার জন্য; এ আল্লাহ কর্তৃক নির্ধারিত ফরয। আল্লাহ সবকিছু জানেন এবং 
2 তিনি সুবিজ্ঞ। ৬১. এদের মধ্যে এমন কিছু লোক আছে যারা নিজেদের কথা বার্তা দিয়ে নবীকে কষ্টদেয় 
৫? ₹ বলে যে এই ব্যক্তি বড় কান-কথা শুনে। বলঃ তিনি তে! তোমাদেরই ভালোর জন্য এন্দূপ করেন। 


$১৫ আল্লাহর প্রতি তিনি ঈমান রাখেন এবং ঈমানদার লোকদের প্রতি বিশ্বাস রাখেন। তিনি তাদের জন্য 
$2 রহমতের পূর্ণ প্রতীক যারা তোমাদের মধ্যে ঈমানদার। বস্তুতঃ যারা আল্লাহর রসূলকে কষ্ট দেখ তাদের 
৬০৫৫ 

হত অর্থ দিয়ে তাদের সাহায্য করা না হয় তবে আবার তারা কুফরীতে ফিরে যাবে- এরূপ লোকদের 
4 এ 

$৫429 স্থায়ী বৃত্তি বা সাময়িক দান ও আর্থিক সাহায্য দিয়ে ইসলামের সমর্থক ও সহায়ক বা অনুগত বা কমপক্ষে 
Pane aa 

তাদের থেকে অনিষ্টের আশঙ্কা না থাকে এরূপ নিষ্ছিয় শক্রতে পরিণত করা। ২৭. গরদান মুক্ত করা অর্থাৎ 
রং সকে মুক্ত করা। ২৮. ‘আল্লাহর পথে: কথাটি ব্যাপক। এর দিয়ে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভ করা যায় এরূপ 
সকল প্রকার কাজকেই বুঝায়। আলেমদের একটি দল এই মত প্রকাশ করেছেন যে এই নিদের্শ অনুযায়ী 
($%+$াকাতের মাল প্রত্যেক প্রকার সংকাজে ব্যয় করা যেতে পারে। কিন্তু বিপুল সংখ্যাধিক্যের অভিমত হচ্ছে- 
$৫-৫-৫-৫-এখানে “আল্লাহর পথ'-এর অর্থ আল্লাহর জন্য জেহাদের পথে- অর্থাৎ সেই সাধ্য-সাধনা ও চেষ্টা সংগ্রামের 
পথে যার উদ্দেশ্য কুফ্রী সমাজ-ব্যবস্থকে ধ্বংস করে তার স্থলে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। 
(৮++$৫এই চেষ্টা-সশ্রামে যারা রত তাদের সফর খরচ, যানবাহন ও অস্ত্রশস্ত্র, আসবাবপত্র সঞ্থহরে জন্য 
যাকাত থেকে সাহায্য করা যেতে পারে। তারা নিজেরা সচ্ছল অবস্থাপন্ন ও নিজেদের প্রয়োজনের জন্য 
(তাদের সাহায্যের আবশ্যক না হলেও! ২৯. মোসাফির নিজ গৃহে ধনী হলেও সফরের অবস্থায় যদি 
74 ঘ্যর মুখাপেক্ষী হয়ে পড়ে তবে যাকাতের অংশ থেকে তাকে সাহায্য করা যাবে। 

ORO nono, 


৫, 
@ 


১৫ 


CPD 

00.৫9: 

৮৮৬৬৫ 

0.0000 
® 


6 


0 


৫ 
৫ 
Ld 


৯৫ 


৬ 


৫, 
রর 


0 


os 

৬ 
Ke 
CRS 


১ 


4৬৭৫ 
(4 
১৫৭ 
১৫১৫৫ 
৫৬৫৬৫ 

CANAD 


৫১৫১ 
র্‌ 
00 
9 


(0) 


0 


৫১ 


৫ 
৮ 
bo 
$$-$ 

4007 


৫ 
2 
৫৫ 

৫ 

KAA 


৫৮৫) 
৫৫ 
0-৫ 
bt 
AAD 


৫ 
KAD 


CYS 
(=< 

SLRS 
৯৬ 


১৪ 
ডং 
১ 

৫৯ 

টং 

৫ 


9 
Ke 
4 


> 
2৩ 
টি 
$$ 


C 
৫৫ 
৫৫ 

AD 


Io 
5S 


=> ০৫, 
CLLRS 
O nO OC m0 
9.0.99 
0009.0 
2৬৬৬৩ 


0 


& 

9 

$% 
৪৩ 


১ 


0 nO 
ক 


৫ 


টি, 


> 
০১, 


Comm 
88৮৬৬ 
৫৫১৫৫ 

কক 
+++ 
৬, 0 nO a0 nO nO m0 mt 


৫ 


OO 
১$ 
ও 

% 


৫১৫১ 
SES 
৫৫) 
₹৬৬ 
eee. 

৫৫১ 


১ 


0 
0 


২, 
০. 
৮$ 
রন 
a 
ঃ 


৫, 
$$: 
সর, 


0 


১৩৯ পারা-১০ 242% 
৪৬৬৬, 


এপ, 
ী 
রি 


১ 
$৮$ 
৪৬ 
bd 
টি 


0 


০ 
0 
৫ 


0 


AAU VV 
0 


ঞ৬ 
0S 
ও 
0 


১৯ 
১০, 
৫ 


(১৫৫ 
oe 
৫১ 
কক 
ডি 0 
৪৪৬৪৬ 


CY 


0 


৯, 
OTS 
ও 


৯ 
৬৬ 
৪৬ 
৬৬ 
00 


৫ 
CELLS 
ODO 
0.9.0.9 
9.0.0.9 
CELLS 


0 
(> 
(0) 


0 


4, 

৫4 

৮ 
ডি 


১ 
৩ 


৫১০৫ প AL 

wy 3 dA 
জাহান্নামের আগুন তার জন্যে অতঃপর তাঁর রসূলের 
(রয়েছে) ই ৮ 


© 
টি 
৮৫ 
) 

৫৫ 
৫ 


১ 


SES 
১ 


AL রে হল এরি 20৭ 
21 ৩) else 
আল্লাহ্‌ নিশ্চয়ই রা 


0 ন 
ক 
ই বর Al £9৫ 
1155 ৪ 22 (৩ ৮০5 
৬ ১ s 
৬৬ 0S 
(১৮৩, ০ Ys 
e৫৫৬ ৪৬৬ 
৫ ৬ ৰ 
I ৫১৫৫ ্ে ৯ 
৬৬৬৬ ৃ ) 
o-oo. Y ) 
IXSLLS k ) 
১৯৯৪৬ ৪৮৬৩ 
4% ৮৮৬ 
২৯৫৬ টং 2 4৫ 
৬৬৬৩, ১৮৬৬ 
($৫% ৬২. তারা তোমাদের সামনে শপথ করে, যেন তোমাদেরকে খুশী করতে পারে। অথচ তারা যদি ঈমানদার 2৫৫ 
১$% হয়ে থাকে তবে আল্লাহ ও তীর রসূল (সঃ) এ জন্যে বেশী অধিকারী যে, তারা তাদেরকে সন্তুষ্ট করার চিন্তা- ৮ 
৫ ভাবনা করবে। ৬৩. তারা কি জানেনা যে, যে লোক আল্লাহ ও তাঁর রসূলের সাথে মুকাবিলা করে তার জন্য ৫৬৫ 
কউ ৬৬৩৬ 
45 দোযখের আগুন রয়েছে। যাতে তারা চিরদিন থাকবে? আর এ বড়ই লাঙ্কনার ব্যাপার। ৬৪. এই যুনাফিকরা £+$ 
$$$ ভয় পায় যে তাদের সম্পর্কে এমন কোন সূরা যেন নাযিল না হয়, - যা তাহাদের মনের গোপন কথা প্রকাশ ১৫৫% 
রহ করে দেবে। হে নবী! তাদেরকে বলঃ “আচ্ছা খুব করে ঠাট্টা-বিদুপ কর। আল্লাহ অবশ্যই তা প্রকাশ করে 14? 
রর ৯১৮৭ EEA ie nies ics ee 
$ বার্তা বলতেছিলে” তবে তারা সংগে সংগে বলে দেবে যেঃ আমরা তো হাসি-তামাসা ও মন মাতানোর কাজ ১৫৬% 
CES eI CY 
$৫ করতেছিলাম মান্ম০। তাদেরকে বলঃ তোমাদের হাসি-তামাসা ও মন-মাতানো৷ কথা-বার্তা কি আল্লাহ তীর 29% 
0.0 0 শূলের ৬৮ 
৯৩:৪৯:৪৯ ৮৫৬ 


৫৫4 ৩০. তাবুক যুদ্ধের সময় মোনাফেকরা প্রায়ই নিজেদের মজজলিসসমূহে বসে নবী করীম (সঃ) ও মুসলমানদের হর 
$$$ ব্ঙ্গ-বিদ্রুপ করতো, এবং যাদেরকে সরল মনে জেহাদের উদ্যোগী দেখতে পেতো নিজেদের ব্যঙ্গ বিদ্রুপ দিয়ে ৫৫% 
৪88 ৮% তাদের সাহসকে নিরুৎসাহ ও দমিত করতে চাইতো । বর্ণনাসমূহে এ সব (অপর পাতায় দেখুন) তত 


্‌ ১৪০ পার৷-১০$$$$$ 
ক (8 
CNX PAPA ৮৬ ১৫৫৫ 3 তর 29৬ PA 24 A তত 
৩৬৪ রি ৬৬৪ 15 ৩১০০০ উর 6, 
: তোমাদের ঈমান আনার পরেও. তোমরা নিশ্চয়ই তোমরা ওজর না ৫142 
: কুফরী করেছ পেশ করো ৫ 
220 BLS LIS প্র ভে 6 
1 সত ঃ ৬০৬১০ 2 227৬৮ (৮ wh IIIS 
৬ 2 £ রর রর” 2 PTL 
তত তারা কারণ (অপর) এক আমরা (তবে) তোমাদের একদল হতে মাফ করি 2 
৫8 ৰ দলকে আযাব দিব মধ্যকার (তার অপরাধ) আমরা +$$%%% 
৫১৫১৫ ০১, 5/ রি চট ৩ 0825 রত Lipa Et 4d BE ৮৫ 
১৫৯ রি 2) 252 Pr ME রা see 17 ৮5 ১ -$ 1 5ঠি 0 LL LLL 
ot no (Hf ৬2৯ র্‌ ত ++ 
হত 25৩2 AY CEL এ 32৮1 ০১৮৮৬ TER 
(14 অপরের তারা একে মুনাফেক নারী ও মুনাফেক পুরুষ অপরাধ প্রবণলোক হল $ 
জজ (অনুরূপ) 
$93৫ পা এটি ভি পা 55557 A ৫ পতি পা A232 / A 
হি ৩৬ 3 BA ৩৮ ১০৩ 3 ১৬ 6১৮৫ 
ও রত উনি 
(2 তারা বন্দ রাখে ও ন্যায় কাজ হতে তারা নিষেধ ও অন্যায় কাজের তারা নির্দেশ 
2০ 
2 B32 পাক ৯১০) ৫ EX Ld পদে নো od EATS 
33 ৮5 ০৯৪৬ ৩) spread 2011৮ ৮৪৭ 
Ee ৯ 
% রাই মুনাফিকরা নিশ্চয়ই তাদেরকে তাই আল্লাহকে তারা ভুলে তাদের হাত $$ 
হং তিনি ভুলে গেলেন গেছে (ভাল কাজ হতে) $৫ 
৬৬ A গাছ Pd OE LO 717 পাতা পট টা $Y 
2 52 ৬৪৪৩৮ 2 OAL Al ৬০ OURS! I 
NG 
১$%% ও মুনাফিক নারীদের ও মুনাফিক আল্লাহ ওয়াদা ফাসেক $$ 


(জন্যে পুরুষদের (জন্যে) করেছেন 


উঠি 

৬৬৬ 33270 ৪252 | EL, ANd পা? 
%$ 3 UMS 2) EEO 
০1028 CE ০৬৮০ পি ৮৯ এ 


তাদের জন্যে তা তার তারা চিরস্থায়ী জাহান্নামের আগুন কাফেরদের 
যথেষ্ট মধ্যে হবে (জন্যে) 


৫ ৬ BHAA ৫ 
৫ 3 dhl ৪ 
ও আল্লাহ তাদের উপর ও 


৫৯ 
৯ 


৯৪৩ 
৫১ 
৬৪ 
টড 
উ৬৬$$ 


( 

৫ 

LD) 
৫৫১৫ 


১৫ 
ক 
টি 


টু 
5 
2 


$৫ 9৭ রয়েছে লাশত করেছেন ৫ বং 
9০১১৮ ০৯ Kom mm 
$$$ ৬৬. এখন টাল-বাহানা করো না। তোমরা ঈমান খহণের পর কুফরা করেছ। আমরা যদি তোমাদের $$৫$৫$$ 
%% মধ্যে হতে একশ্রেণীর লোকদের ক্ষমা করে দিই তাহলে অন্যান্যদের তো আমরা অবশ্যই শাস্তি দান $৫ 
{4% করব, কেননা তারা তো অপরাধী। ক্রুক্ু-৯» ৬৭. মুনাফিক পুরুষ ও মুনাফিক মহিলা সকলেই 474 
£%%৫ পরম্পরের অনুরূপ ভাবাপন্ন, তারা অন্যায় কাজের প্ররোচনা দেয় এবং ভাল ও ন্যায় কাজ হতে বিরত $$ ef 
$১4 রাখে এবং কল্যাণকর কাজ হতে নিজেদের হাত ফিরিয়ে রাখে। এরা আল্লাহকে ভুলে গেছে, ফলে $৯৫৫৫ 
1 আল্লাহও তাদের ভুলে গিয়েছেন। এই মুনাফিকরাই নিঃসন্দেহে ফাসেক। ৬৮. এই মুনাফিক পুরুষ ও $2৬৬৯ 
৫ নারী এবং কাফেরদের জন্য আল্লাহতা"আলা দোযখের আগুনের ওয়াদা করেছেন, যাতে তারা চিরদিন $$$ 
৫ থাকবে; তাই তাদের উপযুক্ত। তাদের উপর আল্লাহর অভিশম্পাত এবং তাদের জন্য স্থিতিশীল (14 
LES ২৫ 
৫ মোনাফেকদের বহু উক্তি উদ্ধৃত হয়েছে। উদারহরণ সরূপ- কয়েকজন মোনাফিক এক জায়গায় জোট বেধে ++ 
৮ বসে গালগল্পে আড্ডা দিচ্ছিল। এক্‌জন বললো, রোমকদের কি ভোমরা আরবদের মত ভেবে রেখেছ? এই যে $3 
(৫৫ সব বীরপুরুত যারা লড়তে হাযির হয়েছেন কালই দেখে নিও এরা সব রজ্জু দিয়ে বদ্ধ হয়ে আছে! দ্বিতীয়জন €€+৫% 
৫22% বললো, মজা হয় যদি উপর থেকে একশ করে বেত্রাঘাতের হুকুম হয়। অন্য এক মোনাফিক নবী করীমকে 3% 
৫2 (সঃ) যুদ্ধ প্রস্তুতিতে বড় তৎপর দেখে নিজের বন্ধু বান্ধাবদের কাছে মন্তব্য করলো, “দেখ হে, তিনি রোম ও ৫৩ 
১১৭৫ সিরিয়া জয় করতে চলেছেন।” OOOO 


৯, Gg 
৫ 


৯ 
হত 


৫১ 


0 


0 


টি 


১ 
৫১ 


৫১ 


৯ 
৫ 


১৩ 
৪৯. 


৩, 


৫ 


Oo 
৫১ 


৫ 


© 
১ 


OO 


৫ 
> 


রী 


২০, 


১ 


0 


২, 
১, 


Qo 
৫১ 


১০ 


এ 
১ 
৮$ 


0 


১ 


১ 


২, 
৩, 


৫৯, 
৫ 
0 


৫১ 
৯ 
১ 


৫, 
৬১ 


9৫ 
৫ 


১ 
১৫, 


৫৯ 


২, 


৫ 
ee: 
ভোর 


> 


১ 
২৩, 
৫, 


৫ 


১০ 


৫১ 
৫ 
@ 


৫ 


১ 
২০ 


৫ 
৫১ 


১, 
0 
> 


৬৫ 
এ 


৫ 
O 


৫৯ 
বত 
১ 


ণ 


১ 
0 


0 


<) 
২৯, 


= 
0 
0 


৫ 


এ 


৫১ 
© 


১০৭ 
(0S 


0 
৩, 


৫৬ 
রুহ 


২ 
১, 
১৫৯, 


১৫ 


€১ 


৩, 
8:8 
Q 
৫৫ 


0 
২ 


৮৬ 
৫ 


৫৯, 
৯, 


৫৭ 
২, 
৯ 


১ 
৫৯ 


© 
0 
0 


৫ 


১ 
০ 
রে 


১ 
৫১ 


তোমরা এখন 


প্র) 

‘5 (ৰ ESA A 
512৯4১8৮1০2 5 17 
তারা অতঃপর  সন্তা- ও ধনমালে ( 


৪ উঠ টা 


fem ৮57 এ ৃ 2 


৬৫ 3 ৫ ৬৮ ৬১ ১1৫ 
দুনিয়ার মধ্যে তাদের আমল নষ্ট হয়েছে SH €লাকের তারা বিতর্ক ( 
করেছে। 


[oe 
{ 9০:৮৯ এ ১০8৯১ চুন 


> ৮৩৩ 3 
৫ তি 


উল্টা করে দেয়া 
এসেছিল জন-বসতির 


৩ 1) ৮ ১০৮৫ £ 

3595 775 
কিন্তু তাদের উপর 

যুলুম করবেন 


০০ 


আল্লাহ 
(এমন যে) নন 


রত 


লুটে নিয়েছে, তোমরাও নিজেদের ভাগের স্বাদ এমনিভাবেই লুটে নিয়েছ- যেমন তারা লুটেছিল। আর ! 0 
৯ ৮৮১১১ ৮ অতএব ৫ 


হয়েছে৩১, তাদের রসূল তাদের নিকট স্পষ্ট-প্রকট নিদর্শন-সমূহ নিয়ে এসেছে, এ তো আল্লাহরই কাজ | 
ছিলনা যে, তিনি তাদের উপর যুলম করবেন; কিন্তু তারা নিজেরাই নিজেদের উপর যুলুমকারী হয়েছিল। ! ( 


৩১. অর্থাৎ লুতের কওমের বস্তিগুলি যা উল্টে দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছিল। 


alu 


২৫ 
> 


CY 


0 
২৯ 


৫১ 
<) 


৫ 


১ 
0 


0 


rs 
১ 


১০) 
১৩১, 


++ 


৫ 


১০৪৫ 


> 
ক 


বট 


9 
লট 


Sg 


0 
0 


০, 


< 
১, 


8 


> 
> 


৬, 
১৫ 


৬৬৬ 


১০ 


১০ 


৫৯ 
২১, 


bt 


0 


সূরা আত্-তওবা-৯ ১৪২ পারা-১০ 


xl টা 
| ৬৪ ০৮৩ $ 53500 ০৮০ 
টি হতে শি ও 
কাজ 
০771৫ 3552৮ না রি 


রত 5:20 ০৯৮৪ 
তীর রসূলের ও ভা * ও 


22 


27777 
0 চক ৩) 8) এ 2০ ৩5 
মহাবিজ্ঞ মহাপরাক্রম আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাদের উপর শীঘ্রই বি 


© 22 Lr 35 ৫ 


44 
১৫৫৫ 


৭১, মুমিন পুরুষ ও মুমিন মেয়েলোক এরা পরস্পরের বন্ধু ও সাথী। যাবতীয় ভাল কাজের নির্দেশ দেয়, 
৮৫" সব অন্যায় ও পাপকাজ হতে বিরত রাখে, নামায কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তীর 
রসূলের আনুগত্য করে। এরা এমন লোক, যাদের প্রতি আল্লাহর রহমত অবশ্যই নাযিল হবে। 
১, নিঃসন্দেহে আল্লাহ সর্বজয়ী, সুবিজ্ঞ ও জ্ঞানী। ৭২. এই মু'মিন পুরুষ ও নারীদের সম্পর্কে আল্লাহর 
{ ওয়াদা এই যে, তাদেরকে এমন বাগ-বাগীচা দান করবেন যারা নিম্ন-দেশে ঝর্ণা-ধারা প্রবহমান এবং 
তারা সেখানে চিরদিন থাকবে। এই চিরস্থায়ী জান্নাতে তাদের জন্য পবিত্র-পরিচ্ছন্ন বসবাসের স্থান 
থাকবে। আর সবচেয়ে বড় কথা এই যে, তারা আল্লাহর সন্তোষ লাভ করবে- এই হচ্ছে সবচেয়ে বড় 
সাফল্য। 


৫৫ 
১4০ 


কি 
be 
(2 


0 


CY 


৫ 
৫৫ 


৫১-৫৫-৫৬১৬ 
+++ 


১৫ 


৫ 
রী 


১৫৯৫১ 
STE 


=) 
ক 
৫১ 
৮৫৬ 


৫৮৬ 
CCL 
oe 


এ 
0 


৯৫৫৯৫৫৫ 
(৫ সূরা আত্-তওবা-৯ ১৪৩ পারা-১০ 572 
oe: 6 5 ১ রে 192 EE LALLY 
{ © এ ্ ] 5 পট 20° শট রত রা হি রত £ < PEA ন ৫ 
(2 ২51 ১ এ ৬০ শু ৫: 
224 কঠোর ও মুনাফেদের ও কাফেকদের চূড়ান্ত নবী হে 2825 
৫ রী (বিরুদ্ধে) তি চেষ্টাকর $০ 
৬ 2 Brrr 32M 5৫৮ ES J 
: টি 
$ঃ ৩১৯০০ ১১৩ ০4৫৪০ | ৩ রর a ডিস টি 6 ১৬ 2 ১৪ $$$ 
৮ Pd 
£558: তারা শপথ প্রত্যাবর্তন টি তাদের এবং তাদের ৫৫. 
৮1 করে (বলে) তা) ঠিকানা উপর 8 
e০৫৫: 2 4 ৰ না 22 
« (5 ৬ চা 
ৃ 1 ভিন %5 গরু | ও ৩ ৬1 5 রন Al ৩ ১: 
তা ৫১৫ 
2, তারা কুফুরী রে কুফরীর নিশ্চয়ই তারা $$$ 
£00 বলেছে a 122 
কত ৬৮ ৮০ ৫৮4৫4 
৮৫৫ €১ ও রত পা ঞর্প ৮১৯৬ 
1৮5 222 ৩2 রর ৬ ১১ 2 (৮৫০৮৮) ৩০৫ $88 
[তারা বদলা না. এবং তাদের হাতে এমনকিছু তারা ইচ্ছা ও তাদের ইসলাম পরেও ৫ 
৮ নিচ্ছে পৌছেনাই যা করেছিল গ্রহণের চি 
৫ 5 ৫১5 5124 রর ভিউ, 
4 ্ রসি A Lr) ৮ 5 24% 0-9 
2: ৩৬ OF ০০১৮৮ 3 এটা পিঠ ডা ১) TIS 
£৫ অতএব তাঁর দিয়ে তাঁর রসূল ও আল্লাহ তাদের ধনী যে এছাড়া ররর 
£6 অনুগ্রহ রঃ উহ (অন্যকিছুর) $ 
LLL 2S 22° US MA 220 424 ৫ ১০৫ YIN 
2 401 "6:০4 155৫ 45) 9 ত ০৪১11 ৯৩155 1? 
?% আল্লাহ তাদেরকে আকার পীর এবং উত্তম হবে তারা তওবা ৫% 
দিবেন কিতা যায় করে শু 
ER 2 . Ar LLTL 
533 পর্ণ তি Gite ooo 
8 ৮০ 2৩ ॥ 5 ৩১৬ ও +৩১1 ৩৬ 882! 
তাদের জন্যে না এবং তির ও দুনিয়ার মধ্যে অতি কষ্টদায়ক আযাব 2% 
(আছে) 124A eid ৩ ০ 5 নি 27৫৫ 
৩/১৪১ *% 3 5 ৬ ০৪৬১ ও ক 
কোন সাহায্যকারী না আর কোন বন্ধু পৃথিবীর মধ্যে $$$ 
ক্রচ্ঃু-১৩ ৭৩. হে নবী, ৩২ কাফের ও মুনাফিক উভয়ের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জেহাদ কর এবং তাদের $$$ 
সম্পর্কে কঠোর নীতি অবলহ্বন কর। শেষ পর্যন্ত তাদের পরিণতি হচ্ছে জাহান্নাম; আর তা অত্যন্ত নিকৃষ্ট স্থান। ৫৫ 
৫১৫ 
৭৪. এই লোকেরা আল্লার নামে শপথ করে বলে যে তারা সেই কথা বলে নি, অথচ তারা নিশ্চয়ই সে $৫ 


কাফেরী কথা বলেছে৩৩। তারা ইসলাম গ্রহণের পর কুফরী অবলম্বন করেছে, আর তারা সে সব কাজ করার -& 
ইচ্ছা করেছিল যা তারা করতে পারেনি ৩৪। তাদের এই সকল ক্রোধ কেবল এই কারণেই যে, আল্লাহ্‌ ও তীর 9%" 


৫৯ 


রসূল স্বীয় অনৃযহে তাদেরকে স্বচ্ছল ও ধনশালী করে দিয়েছেন। এখন যদি তারা নিজেদের এই আচারণ হতে $$$ 
ফিরে আসে, তবে তাদের পক্ষেই ভাল; অন্যথায় আল্লাহ তাদেরকে অত্যন্ত পীড়াদায়ক শাস্তি দান করবেন - 509 
দুনিয়া এবং আখেরাতেও, আর পৃথিবীতে এরা নিজেদের কোন সমর্থক ও সাহায্যকারী পাবেনা। ৫৫ 


৩৩. এখানে যে কথার প্রতি ইংগিত করা হয়েছে সে বিষয়টি যে কি সে সম্পর্কে নিশ্চিত হবার মত কোন তথ্য 50999 
£ আমাদের কাছে পৌছেনি। অবশ্য বর্ণনায় এপ কতকগুলি কৃফরীমূলক কথার উল্লেখ আছে যা যোনাফেকরা যে *+£$% 


৫ সময়ে বলেছিল। যথা একজন মোনাফেক এক মুসলিম তরুনের সাথে কথাবার্তা প্রসঙ্গে বলেছিল, এক ব্যক্তি ৫ 
(অর্থাৎ নবী করীম (সঃ) যা কিছু পেশ করছে তা যদি সত্য হয় তবে আমরা গাধার থেকেও জধম। আর একটি $5 
বর্ণনায় আছেঃ তাবুকের সফরে এক জায়গায় নবী করীসেঃ) এর উটনী হারিয়ে গিয়েছিল। সে সময়ে ৫ 

৫ মুনাফেকদের একটি দল নিজেদের মজলিসে বসে খুব ব্যঙ্গ বিদ্রুপসহ নিজেদের মধ্যে বলা বলি করছিল যে “8 
হযরত আসমানের খবর তো খুব শোনান, কিন্তু নিজের উটনীরই খবর জ্বানেন না সে এখন কোথায় ৩৪. »৫৮% 
তাবুক যুদ্ধের সময় মোনাফেকরা যে ষড়যন্ত্র করেছিল এখানে তারই প্রতি ইংগিত করা হয়েছে। এক সময় ৫ 


তারা পরিকল্পনা করেছিল যে, রাত্রে সফরের সময় তারা নবীকে একটি খাদের মধ্যে ফেলে দেবে। 


৩. 
৮৫ 
0 
টি 


০, 


bb 
ডে ৯৪ 
oN 
NN 
5 
$ স্পট 
৯৬১ 
এ AN 
NN 
~~ 
চি 
NN 
Gং 
> 
৬ 
৬ 
| 
৬ \ 
( 
0 
৫৪ 


৬ 
0 
oS 


bh 
3 
d 
রী 
A 

৬১ সই 
পু 


৬ E\ 
৮2 
E\ 

E\ 
EAS 

A 
৪৪৪ 


3 
4 
রর 
। 
| 


On ৩ 
XY 
0 


হয়েগেল 


একারণে তাঁর সাথে 3 
যে সাক্ষাতের এ তিনি সাজা দিলেন ১২ 


90৮৩ 9১০৮ শুর্রা বটি 

2৩৫1 শর 2552 

ডি কা এবং- তাকে তারা যা 
অভ্যস্ত ছিল (সাজা পেল যে) ওয়াদা দিয়েছিল 


ক 
এ 
1 
১718 


® 
6৫ 
00.0 


কং 


৩ 


4 2 শট তপ্ত ১০ পা গতর ১৮ পাঠ 4 ৩ 

০০০ 3 পএ 2)) 0 7 

এবং তাদের কান ও তাদের জানেন আল্লাহ যে তারা জানে নহ কি! 
পরামর্শ গোপন কেথা) হু 


তি 
গোপন 
৬ বিষয়গুলো 


৪ ৮৫ $ ৮২৬৬ এ 
র্‌ ০ 
© 
টি 


CY) 
oO 
৫০৫ 
© 
৮ 


৭৫. এদের মধ্যে কিছু লোক এমনও রয়েছে, যারা আল্লাহর নিকট ওয়াদা করেছিল যে, “তিনি যদি 
তীর অনুথহদানে আমাদেরকে ধন্য করেন তবে আমরা দান-খয়রাত করব ও নেক লোক হয়ে $$ 

থাকব।” ৭৬. কিন্তু আল্লাহ্‌ যখন নিজের অনুগ্ধহে তাদেরকে ধনশালী বানিয়ে দিলেন, তখন তারা $$৫$৫ 
কার্পণ্য করতে শুরু করল এবং নিজেদের ওয়াদা পালন হতে এমন ভাবে বিমুখ হল যে, তাদের এজন্য $$$%৫ 


oo 
= 
টক 

০০৩. 


QQ 


৮4 
@& 
৫ 


সি 


৫ 0.00 

e ‘একটু ভয়ও হল না। ৭৭. ফল এই হল যে, তাদের এই ওয়াদা-ভংগের কারণে- যা তারা আল্লাহর (৫৫ 
?%% সাথে করেছিল- এবং এই মিথ্যার কারণে, যা তারা বলতে অত্যন্ত ছিল- আল্লাহ তাদের দিলে $$$ 
{$$ মুনাফিকী বদ্ধমূল করে দিলেন। এটা তাঁর দরবারে উপস্থিত হবার দিন পর্যন্ত কখনও তাদের ছেড়ে (45 
তর $ যাবে না। ৭৮. এরা কি জানেনা যে, আল্লাহ তাদের গোপন তথ্য এবং তাদের কান-পরামর্শ পর্যন্ত (312? 
সবকিছু জানেন এবং তিনি সকল অদৃশ্য বিষয়গুলি সম্পর্কেও পূর্ণ অবহিত। (321 

$ ৬৬৬, 

6 ৯৯৬ ১, 

$2 ৮৬৬৬ 


0 


১ 
৫ 
১৫ 
রি 
CY 


সূরা আত্-তওবা-৯ ১৪৫ . পারা-১০ 


রি 


Fd 


(স্বল্প) দানের ব্যাপারে ঈমানদারদের মধ্যহতে স্বতঃৰ্্কৃত বিদ্রুপ করে যারা 
দানকারীদেরকে 


AaB 3/4 ENE 423 Kd 22 2. 
০১০০০ ৮৪ ৩28) G4 5 EN £ 


> 
তারা ঠাট্টা করে তাই তাদের শ্রম এছাড়া পায় (কোন কিছু না (তাদেরকেও) এবং 


করেন 
24 ১ 24 ১১:৫৩ 
21 eee) 
তাদের জন্যে ক্ষমা প্রার্থনা না অথবা তাদের ক্ষমা প্রার্থনা 
রতু (একই কথা) ক্র জন্যে কর তুমি 


5০৩ 


১৮ 2 PY / 2561৮ ৬ 294 
Cie ৮) | rid 5 ভারা 
(এমন) সঠিক পথ না আল্লাহ এবং তাঁর ও 

লোকদের দেখান 


ৃ রসূলকে 

ORE 5৯৫ নি 22 ৩ ১৮৫৯ A Eo, lh? 

62401 rd AS sly EAE 7X2 Oi 

আল্লাহর রসূলের পিছনে তাদের বসে পিছনে থাকা খুশী (যারা) 

১-৫১৫ থাকায় লোকেরা হয়েছে সত্যত্যাগী 
ক 


৫৬-৫৫-৬৫৫৫ 
৫৬৫৫$৬-% * 
১৪4০৫ ৫% এ 
৫৫৯৮৫ ৫ 


$< ৭৯, (তিনি সেই কৃপণ ধনশালী লোকদের খুব ভাল করেই 'জানেন) যারা আন্তরিক সন্তোষ ও আগ্রহের 
সাথে দানকারী ঈমানদার লোকদের আর্থিক ত্যাগ স্বীকার সম্পর্কে বিদ্রুপাত্মক কথা বলে এবং তাদের 
eo: ঠাট্টা করে, যাদের নিকট (আল্লাহর পথে দান করার জন্য) কেবল তা আছে- যা তারা নিজেদের 
৫৫৫% অপরিসীম কষ্ট সহ্য করেই দান করে। তাদের প্রতি বিদ্রুপকারীদের সম্পর্কে আল্লাহ বিদ্রুপ করেন এবং 
৭ তাদের জন্য কষ্টদায়ক শান্তি রয়েছে। ৮০. হে নবী, তুমি এই লোকদের জন্য ক্ষমা প্রার্থনা কর আর নাই 
9%“ কর- তুমি যদি সম্তর বারও তাদেরকে ক্ষমাকরে দেয়ার জন্য আবেদন কর, তবুও আল্লাহ তাদেরকে 
(৫ কখনো মাফ করবেন না। কেননা, তারা আল্লাহ ও তীর রসূলের সাথে কুফরী করেছে আর আল্লাহ 
$++$ফাসেক লোকদের কখনো নাযাতের পথ দেখান না। স্র্ক্ক->৯১ ৮১. যাদেরকে পিছনে থেকে যাবার 
অনুমতি দেয়া হয়েছিল, তারা আল্লাহর রসূলের সংগে না যাওয়ার ও ঘরে বসে থাকতে পারার দরুন খুব 
$$$ খুশী হয় । 


ডক 

৫১৫৯৫ 
৬৬৬ 
৬৮৬ 


০8৫6 খু (3,224, 4 2 ails 722 1/ /299/ 
2৬০] ৩ ০:১1 ০5 05১5৮ 05৮5 ০2৯ 


224 Z ! 224 ৪৩৬ (etl 3244 ৫ 2৩৩৫ 124 
৮৪৩১১ ৮ 20] ১৯৬ ৩৩ 8১০ 6৯৮ পা 
এজন্যে যে এটা তাদেরকে আল্লাহ মাফ কক্ষণ বারও স্তর তাদের , 
তারা করবেন না জন্যে 


NO nO nO oO nO nt 
৫ 


১০০১১, 
₹৮৬৬৪৩৪ 


৩, 


(৯৫০ 


(> 
YS 


Om 
৬৬ 


১৯ 
কক 


) 


৫ 
bt 


(81? সূরা আত্-তওবা-৯ 


১৫ 
ও PR i 
5 12) ৃ 
বে না তারা Y 
অভিযানে যেয়ো বলে Ys 
7৮ 2৮2 রণ 2242 BA ১৫ ৮ ] 
$ 53 ০ 9055682215৬ 5 ৮ 
শির তারা যদি গরম $৫৫৫ 
সালা উচিৎ ১৫ 
51৫ LAS ME AD 15 ৫৫ ৮১০ ৭ 
20) ৬৫৫ ৩১ ou hi A 4 19S RE 
প্রতিফল বেশী ১ 
ডিবিয়ে জেন যদি যাকিছু জীউ 
ৃঁ 
5 ১ ১৯০), Sy 5 52৬ 0 
তু £2 ; ৩-৪ * J £8 
NEL তখন বের হওয়ার জন্যে SOE তাদের ৫ 
তারা অনুমতি চাইবে মধ্যকার উকি 
© ৪ 
র £24 eal 8৩ 442 5 FAAS জি 
ৃ ৮16৩৩ &5 1796 LS 816৩ Ge 
বৈ নিশ্চই কোন শত্রুর আমার তোমরা কক্ষণ এবং 
সাথে যুদ্ধকরবে না 
A ৪. 1) ৩৪1 
b A 9৩ 
0 পিছনে বসা সাথে ha 
$$ লোকদের বসে থাক 3 
() 
‘ ৫ 
€ এবং আল্লাহর পথে জীবন ও সম্পদ নিয়োগ করে জেহাদ করা তাদের কাছে অপছন্দ হল। তারা $$ 
(5 লোকদেরকে বলল, “এই কঠিন গরমে বাইরে যেও না!” তাদেরকে বল যে, জাহান্নামের আগুন তো এ 
2 অপেক্ষাও অধিক গরম। হায়, রা এখন তাদের উচিত কম হাসা ও $$ 
(244 ৃ 
৫ বধ BE ৮৮558 
তত 2% জেহাদের জন্য বের হবার তোমরা নিকট অনুমতি চায়, তবে পরিষ্কার বলে দেবেঃ “এখন তোমরা ' 8 ] 
১১) SY 0 dg 
4৫ আমার সাথে কিছুতেই যেতে পারবে না, না আমার সাথে মিলে শত্রুর বিরুদ্ধে তোমরা লড়াই করতে $$$ 
Dan no ats ৯২৩, q 
05575 এখন ঘরে উপবেশনকারীদের সাথেই $$$ 
{৫ বসে থাক।” ৬৬৬ 
কক. 
৪৪৬ 
কত 
৬৬. 
৪৬ 
৬৬ 


১ 
২ 


টি 


২ 
i 
৫ 
১ 

a 
4 

LJ 

5৮ 
চে 
6০ 
শট 


0 
CS 
25 
টি 
> 


=) 
0 
১) 
8° 
9 
৬ 
5৩ 
$% 
সি 


? 
৬: 
1: 
ঞ 
৬৮৪ 
€£ 
€ঃ N 
fa 
UV 
৬ 
+ 
এর 
শি 
হং 


হু 
এ 
A 
{ 
a 
£ 
4 
a 
3) 


ত 
৬২ 
< 
ডি 
টে 
১ 


$ 


$ 
0 
৫ 


ৰ 
9 
হি, 
A SN 
৬৮ \ 
র্‌ 
< 
6 ৬৬. 
Rb, 
"C3: 
৬৬ 
Le 
\ 
ডি 
4: 
ক 
NN 
> 


PLL 318302370 পা 3534 পাঠ €]5 22৫ ০ 
SE ৮১১১ 2 পাঠ এস ও 5968৮ 
28 তাদের ও তাদের ধন তোমাকে না এবং 

মাল বিশ্মিতকরে (যেন) 


ফাসেক 

১৫ ১৩ ৮2 ৫ ঠা শত ই LA র্্ ৬ 

2202 2 GWG ৮৪৬৬ ol 2) 
ও য়া 


0) 


E 
রী 
র 
j 
রব 
রর 


৫৫ সূরা হয় (থাকবে) যে. জান 


৫১১৫৫ ED 2 টিটি 0548৮ AZ ১৩০ 2 521 
১৯৪) 6465 225261252৩5 218 
£2? শক্তি-সামর্থবান তোমার কাছে তীর সাথে জিহাদ ও আল্লাহর তোমরা 
$৫৫ (লোকেরা) অব্যহতি চায় রসূলের 


82 ্ ০? 211 2৮2 
হু 905১5) RE 0 575 56 5 নও 


PAL 


> 
0 


৫ 

4 

60 
|) 


এ 
() 
ক 

bt 


১৩) 


১৫ 
৫ 
6৫ 


QQ 
$% 
(2 


এব, 


বসে থাকা সাথে আমরা আমাদের তারা ও . তাদের 
লোকদের থাকব ছেড়ে দিন বলে মধ্যকার 


৫১১ 

চটি, 

89 
৪৪ 


৬ 


২, 


© 
৫, 
৩, 
৮$ 


৫১৫১ 
Kk) 
০১৫৯ 
৫৬ 
SL 
ক 
Oa 


ডি 
© 
() 


tS 
৫৫০ 
PY 
0S 
0, 


0 


৫ 
ট্উ 


৭৯, 


৮৪. আর ভবিষ্যতে তাদের কোন লোক মরে গেলে তার জানাযাও তুমি কখনো পড়বেনা, তার 
কবরের পাশে কখনো দাড়াবে না। কেননা তারা আল্লাহ ও তীর রসূলের সাথে কুফরী করেছে। আর 
তারা মরেছে এমন অবস্থায় যে, তারা ফাসেক ছিল। ৮৫. তাদের ধন-মালের প্রাচুর্য ও সন্তান-সংখ্যার | 
আধিক্য যেন তোমাকে ধৌকায় না ফেলে। আল্লাহ তো ইচ্ছাই করেছেন যে এই মাল ও সন্তান দিয়ে . ! 
তাদেরকে এই দুনিয়াতে শান্তি দান করবেন। জার তাদের প্রাণ এমনভাবে বের হবে যে, তারা 
হবে কাফের। ৮৬. আল্লাহকে মেনে চল এবং তাঁর রসূলের সাথে মিলে যুদ্ধ কর- যখনই এই কথা 
নিয়ে কোন আয়াত নাযিল হয়েছে, তোমরা দেখেছ যে তাদের মধ্যে যার! সামর্থবান তারাই 
তোমাদের নিকট দরখাস্ত পেশ করতে শুরু করেছে যে, “জেহাদে শরীক হওয়ার দ্বায়িত্ব হতে 


& তাদেরকে নিষ্কৃতি দান করা হোক।” আর তারা বলেছে যে, আমাদের ছেড়ে দিন, আমরা 
উপবেশনকারীদের সাথেই থাকব। 


৫১ 


০, 
৫ 
৫৫ 

€) 
© 
@ 
০) 

৫ 

() 


ও 


> 

টি 

9 
৫ 


৫, 


=> 
গড 

ও 
নত 
৫১৫১৫ 
0S 

) 

0 
৮ 


১ 
® 

৫ 
8 
১৮4৫ 
৮০ 


0 

ঙ 

০১ 
৪ 


৯, 


১ 


৫ 
৫ 


<) 


১ 


0 


৫ 


৫১৩৯ 

SS 
$$ 
০) 


৩, 
৮ 
৮ 
0S 

১০. 


১ 
৫ 
১ 
টি 


১ 
১ 
১ 


0 


৫১৯৯৫ 
৫% 
6-৫ 
৫ 


0) 
© 

রঃ 

) 


0 


৫ 


<০ 


0 
রী 
ডি 
@ 


১ 
bY 
ক 

CLL 

Oa 


ORO 
99 
৫৯৭ 
1 

এ 


৩, 

৫$ 

৫৫৮৫ 
৬৬ 


Crm 


সুরা আতৃ্-তওবা-৯ ১৬৮ পারা-১০ ॥ 


42 


এটি 14৮1৮ ৮ 2 242৮ 
৮3 ৩ Ase 5 BIA 2212০ OU S| 


লা 


তাদের উপর মোহর করা ও রা এ যে তারা পছন্দ! 


19৭ 989 5 040 ৩996: I FG 
তার ঈমান যারা ও রসূল = ০০ না অতএব ! 
সাথে এনেছে তারা 


শর্ত 2 


রণ 2 A 
5A 7৪ ১১ 2 GO| 2 নী 


১৫> 


কল্যাণ তাদের ও তাদের জান- 8 
চি এসব তাদের জান- ও তাদের মাল ছূড়ান্ত প্রচেষ্টা CELL" 
রয়েছে লোক প্রাণ (দিয়ে) সম্পদ দিযে করেছে $$$ 
এ ১৫ ৫ 224 54 SS € 3 / ৪৯ 
Uy এ aul 9১] "৮৫ এ/ 2 চু 
৫ rd wl hd ৮ 
লু প্রবাহিত উদ্যান তাদের আল্লাহ টি করে সফলকাম তারাই ও PANY 
$ হয় । জন্য রেখেছেন কত 
“254 রে গু তে ১৬ পর 2 L ০032 El ০৬ 
টং ৫১৫ ৫ 
285 3৮1 ১ ১৬১ ২০৪৮ 545) চটি ১ 
6০ K 
88 সাহা এটা পি তার মধ্যে তারা চিরস্থায়ী হবে া-ধারা তার মলম দে দেশে $$$$ 
১-৫ তা পা ১ ইন ্প ROY 
EEE U5 ৩০০৮ (05 95৩1 রড 2 ০2801 2 
৫০১৯ 
রি রি il ওজর পেশকারীরা আসলো এবং বিরাট হত 
ৰ ৯৬ 
তি দিতে ০ 
$- ৫৫১৪ Aw . পে পাছে চি ৬৬, 
রে ৮০০৮) 5 dl 2 ১৬০) ৩৩ 2 (৪০ ধু? 
১৩০৯, 
তু তীররসূলকে ও আল্লাহকে মিথ্যা বলেছিল (এসব লোক) বসে এবং তাদের টে 
ঁ ১48৬১ $৩: 
/-$ ENA €ি ht 3232 284 ভি ৪৩ ৮৮ ৮৫-৬$ 
ও 2 তি ১১ 
< OAM ০০৬৬ mes 4 ০2৬ অন 3 
8 দু 
$$ অতি আয়াব তাদের অস্বীকার (তাদের পৌছবে শীঘ্রই 093% 
£ কষ্টদায়ক মধ্যহতে করেছিল যারা $$$ 
X "SES 
র্‌ ৮৭. তারা ঘরে বসে থাকা লোকদের মধ্যে শামিল হওয়াকেই পছন্দ করেছে; তাদের দিলের উপর $$$ 
তত মোহর লাগিয়ে দেয়া হয়েছে, এই জন্য এখন তাদের বুদ্ধিতে কিছু আসে না। ৮৮. পক্ষান্তরে রসূল এবং চ $$ 
Y% তার প্রতি ঈমানদার লোকেরা নিজেদের ' $$ 
$$ : : র জান ও মাল দিয়ে জেহাদ করেছে। এখন তো সমস্ত রকমের ৫৯ 
+ কল্যাণই কেবল তাদেরই জন্য। আর তারাই কল্যাণ লাভে সফল হবে ৮৯. আল্লাহ তাদের জন্য $$$ 
হর? এমন উদ্যান রচনা করে রেখেছেন যার নিন্মদেশ হতে নদ-নদী সতত প্রবহমান। এখানে তারা চিরদিন চ$%% 
৫ থাকবে। আর এ বস্তৃতঃই বিরাট সাফল্য। ব্রস্কু-১২. ৯০. বেদুঈন আরবদের মধ্যেও অনেক হর 
$$$%$% লোকই এসে ওযর প্রকাশ করল, যেন তাদেরকেও পিছনে থেকে যাওয়ার অনুমতি দেয়া হয়। এভাবে ৫৫ 
$$$ বসে থাকলো সে সব লোক, যারা আল্লাহ এবং তীর রসূলের নিকট ঈমানের মিথ্যা ওয়াদা করেছিল। 4? 
Lt এই বেদুঈনদের নীতি $$ 
$ মধ্যে যে যে লোক কুফরের নীতি গ্রহণ করেছে, অতি শীঘ্বই তারা মর্মান্তিক আযাবে ৫% 
YY $$ নিমজ্জিত হবে। LLL 
৬৯৬. $$$: 


Oa nS 


সূরা আত্‌-তওবা-৯ ১৪৯ পারা-১০ 


LS 6 5 ঠ 2 & শা 22৮৮) ৫০ 58 


রি 
(তাদের) উপর না এবং রুগ্রদের উপর না ও দুর্লদের উপর নাই(কোন 
যারা অপরাধ) 
১৪ পাপ রে 2 ত্র পর ১১৬৩০ ৫. তা SE AAA 
21950 130 2 5552 ৩ ০১৩৪৪ ৪ 
আল্লাহর তারা কল্যাণ যখন দোষ তারা খরচ যা (এমন সম্বল) না 
জন্যে কামনা করে (নাই তাদেরও) করবে 


পায় 
2) HSS ১4৪ পণ রণ ১০ Nd 
Of ০:৮০) GF ৩ ১৯৯০ 
কোন সবকর্ষশীলদের উপর নাই তাঁর রসূলের 
(জন্যে) 


পর্ণ 


পাও ও পাত পর ৮254 ১ পু 
0 
এবং 


বে তোদের) উপর নাই মেহেরবান ক্ষমাশীল 
: j এসেছিল PIN LOS দোষ) , নি 
‘ 1১৭৮2 ০ রত বে ৮425 2 
? 1৮2 ৮৪৪ ৯ ই!) ৩০৩ ৯৫৯৯ 
{ j তারা'ফিরে তার তোমাদরে (এমন কিছু) পাচ্ছি না তুষি তাদের বাহন 
: গিয়েছে উপর বহনকরবে যা বলেছিলে (দেওয়ার) জন্যে 
ক 

ee ১০৫ ৫4 1 ০১60৫ 2 ০০৫৮৩ ১৫ 
EEE 1132 21 ৩১৮ HNO Ua শিস ও 
৫ তারা পাচ্ছে যে দুঃখে অশ্রু গড়ে পড়ে তাদের চোখ এ অবস্থায় ও 
Y (এমন কিছু), না গশুলো(হতে) যে 
) ৯ A steed রত 
44 ধু b (৫ 
রেশ 

রিকি কিক তারা খরচ করবে যা 
চিক 

1 ৯১, দুর্বল ও রোগাক্রান্ত লোক, যারা জেহাদে শরীক হওয়ার সম্বল পায়না তারা যদি পিছনে থেকে 
£%%%% যায়, তবে তাতে কোন দোষ নেই- যদি তারা খালিস দিলে আল্লাহ এবং তাঁর রসুলের অনুগত ও 
(124 বিশ্বাসী হয়৩৫। এই ধরনের লোকদের সম্পর্কে কোন রূপ অভিযোগ করার অবকাশ নেই | আর 
(4 আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। ৯২. অনুরূপভাবে তাদের সম্পর্কেও আপত্তি করার কিছু নেই- যারা 
(৫৫ নিজেরা এসে তোমার নিকট যান-বাহনের ব্যবস্থা করে দেয়ার জন্য আবেদন করেছিল, আর তুমি 
৫০১$-9৫ 

$%%৫ বলেছিল যে আমি তোমাদের জন্য যানবাহনের ব্যবস্থা করতে পারিনা, তার ফলে তারা বাধ্য হয়ে 
১৫৭ ফিরে গেল। আর অবস্থা এই ছিল যে, তাদের চোখ হতে অশ্রু প্রবাহিত হতেছিল, তাদের বড় 


51 মনোকষ্ট ছিল এই কারণে যে, নিজেরদের যান-বাহনে জেহাদে শরীক হওয়ার সামর্থ তাদের নেই। 


4৫ ৩৫. এর থেকে জানা গেল- যারা স্পষ্টতঃ নিরূপায় তাদের পক্ষেও শুধু মাত্র অক্ষমতা ও রোগ বা 
ক নিছক উপায়হীনতা মাফ পাওয়ার জন্য যথেষ্ট কারণ নয়। বরং আল্লাহ ও তাঁর রসূলের প্রতি আন্তরিক 
০৩৩, 


?$%%% সে ফরয পালনের সময়ে রোগগ্রস্থ অথবা নিরূপায় ছিল। 


শব্দার্থ কুর-৩/২০-_ 


> 
৫০০৩ 


0 
@ 


৮১০৫ 
ক, 


এ 
© 


০ 


৫১ 
[টি 
< 
CX) 
৫১ 
৫৯৬৫ 
(৩ 
১১৩৬ 


ডি 
১ 
CD) 
C 
০ 


১৫ 
(9১ 
৩১ 
০০৫ 


৫ 
টু 
be 
L 
( ) 
১ 


এ 
ন্‌ 
১ 
@ 


<> 
bone 
টা 
() 
৫৫ 
৫ 


০৯, 
১৫ 
৯০৭৯, 
জী 
৫ 
=> 


> 

০ 
® 
৫ 


0, 
0 


১৫৯ 
Sb 
৬ 
৩১৩, 


৫ 
নী 
bo 
< 
বি 


১ 


৫১১০০ ০১ ০১১০৭১৫, 
৪৬৬ 
Om OO on Om Om CO mf 
CLS বড 
৯০-০১-০০ 

2: 0) 
0 0) mC) m0 ০ 


oe 
ক 
৫৫ 
১% 


১০ 


৫১৫১ 
ডক 


৫৯৫০) 
SSL 
টা 
€ 
৮ 


৮০ 
$-$-$ 


সূরা আত্-তওবা-৯ ১৫০ পারা-১০ পারা-১১ তু 


০১৫ 
$$ 


Cmte 
2 
৪৬৫ 
144 

৫১১ 


৩ ৮ এরা পাতি ২ প্র £2 ৰ ডি 
2 ? ৫১৫ (08১৯ (১৮ ০৩৯ ১ 
তারা এ অবস্থায় তোমার কাছে যারা (তাদের) (অভিযোগের) প্রকৃতপক্ষে 
যে অব্যাহতি চায় 'উপর পথ 
ANNA Rn LA ই ১৭ 2 EASA 
YAS 2 IPH 5919০ ৮৬৮ 
পেছনে অবস্থান সাথে তারা থাকবে যে তারা পছন্দ ধনী লোক 


এ 
$%2 
0-0 
কক 


৫ 


@ 
৫, 


৫ 
৫ 
টিটি 
৫ ৫ 
৫১ 


৫ 
ক 
৫ 
কত 


< 
রি 


6 ৬ 
১ 
৫১১০৫ 
(575 
৫৫৮৫ 
00.0.9: 


{ 


-কারীদের (বসে) করেছে Y হু 
পাও ৮ ১০০৫ 3 ১2১ Le 98) টি ৫ 
০১৮০৪ 7৪১ 9 28) 7 
জানতে পারে 


নর NA টি 


হতে আল্লাহ আমাদের লা. কক্ষণ তোমরা ওলর 
অবহিত করেছেন আমরা না পেশ করো 


8888 A372 A 4297 7 HY BL 2 
$% ৩০১১৮ ru) 3 dl (6%০ 5 ০ ৬ | 
0S 


2 ও তোমাদের আল্লাহ শীঘ্রই এবং তোমাদের 


শি 


$$$ হবে কাজ-কর্ম দেখবেন খবরাখবর 
) ১০৬ ৬ ৬৬ 1 
2০ রি ৫৫ 55৮65) £ 2 ৩) ৮১৮ dt 
রর তোমরা খর বিষয়ে তোমাদের তখন প্রকাশ্য ও গোপন (যিনি) খুব (তীর) 
0 যা অবহিত করবেন বিষয়ের বিষয়ের অবহিত দিকে 4% 


৮৮ 5৭ পা ও পুরি 


দি 


ভল ক 


() 
%$ ৯৩. অবশ্য অভিযোগ তাদের বিরুদ্ধে, যারা ধন-সম্পদের অধি 


টি 
$0 
০ 


রঃ 
₹১ > 
৬৬ 


১১ 

$ 2% জেহাদের শরীক হওয়ার কর্তব্য হতে অব্যহতি চায়, তারা ঘরে উপবেশনকারীদের মধ্যে শামিল 2: 

{$$ হওয়াকে পছন্দ করে নিল। আর আল্লাহ তাদের দিলের উপর মোহর অংকিত করে দিয়েছেন, এই জন্যে ৫ 

6 এখন তারা কিছু জানেনা ৷ ৯৪. তোমরা যখন ফিরে এসে তাদের নিকট পৌছবে তখন এরা নানা ওযর $৫৫৫ 

($ পেশ করবে। কিন্তু তোমরা যেন স্পষ্ট বলে দাও যে, “ওযরের বাহানা করোনা, আমরা তোমাদের কোন $$$$ 
কথাই বিশ্বাস করিনা। আল্লাহ আমাদেরকে তোমাদের অবস্থা বলে দিয়েছেন। এখন আল্লাহ এবং তীর $$ 


১০ 


কী 
2 রসূল তোমাদের কর্মনীতি দেখবেন। পরে তোমরা তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে যিনি গোপন ও 
১ 


i ৫৬৮ 

$%৭ প্রকাশ্য সবকিছু জানেন। তিনি তোমাদেরকে বলে দিবেন তোমরা কি কি করছিলে” $$$: 

১৫৫ ৮৬ 
৬৬ রে 


শু 
a 
| 


৩0 
(১৫৯৫ 
জজ, 
পি 


be 
১০ 


১৮১] 62) 


তোমরা যেন তাদের 
উপেক্ষা কর দিকে 


SEL 2217/7. % ঠ৩১5% 2220 324 344 ০৪৫ ৭ 

EGE ১৩০ 3 UM) SE 14,86 < 

জাহান্নাম তাদের এবং : 
আবাসস্থল উপেক্ষাকর 


2 পট এ তা ওত Bs EY) 
ভিত 1৮১9 HS 6998 ৪9০১৮৫৮৮৫৩2 
তাদের তোমরা যেন তোমাদেরকে হলফ করে তারা উপার্জন এ বিবযের প্রতিফল £33 
থেকে সন্তুষ্ট হও তারা বলবে করে আসছে যা স্বরূপ) 5 
943০8 রর 1,2. 9 > 2 
১৫৫ id 222) ৬6 ৮৮ 5201 EF ৮86155 OGG 
(যারা) (এমন) হতে সন্তুষ্ট হন না আল্লাহ তবে তাদের তোমরা অতঃ” হি 
ফাসেক লোকদের নিশ্চয়ই থেকে সন্তুষ্ট হও যদি 2 


298৫ 1 পে ৩ ৫ 24 0 $$$ 
১6 পা 55515 6% 6166 ওরা HEME 
bl ও এবং মুনাফেকীতে ও কুফরীতে কঠোরতর বেদুঈনর৷ $3333 


0% ৫46 এ 2) 2 ৮5268520105 ৬ 9 


মহাজ্ঞানী আল্লাহ্‌ এবং তার উপর আল্লাহ নাযিল 


৩০৯৮৫, 
++ 
১৫, 


৫৫ ৫৫$ 
৫৬ 
SOG 
৫১০৫ 
৬ 
$& 
৮ 
ক 
$ 
CTCL SOS 


0S 
$9 


3 


৫৬ 
৫. 
৫ 


or 

ক 
8 
৮ 


< 
৫৯ 


<> 
CY 


১ 

রর 
৯৮৮৫৬ 
৮-$ 


৫৫১৫০ 
ডাক 
> OD 
3:83: কি 
৫৫ ০, 


০১ 
১৫, 


$$ 
৫১ 


৫১০, 
তি 
> OO mS 
রত 
১ ৫১০৩, 


CY 


১ 


OAD 
১১০৭ 

১৫১৫ 
00 
সি 

১৫১৫১ 


১৭১, 
0S 
৩, 
৩১৫) 


১, 


৫ 


/ 
% 


০ 


৫ 
চি 


১ 


দৃষ্টি ফিরিয়ে লও। তাহলে তোমরা অবশ্যই তাদের দিক হতে দৃষ্টি ফিরে নিবে। কেননা এ একটি কদর্য 
জিনিস, আর তাদের আসল স্থান হচ্ছে জাহান্নাম, যা তাদের উপার্জনের বদলে তাদের ভাগ্যে জুটবে। } 
++ ৯৬. এরা তোমাদের সামনে কসম খাবে, যেন তোমরা তাদের প্রতি সত্তুষ্ট থাক । অথচ তোমরা তাদের £ 
£8 5285 ৯৭. এই বেদুঈন | 


১ আল্লাহ তো 
০৯১৯১১০৬, তিনি সুবিজ্ঞ ও সুবিবেচক। 
৩৬. “বেদুইন আরব' বলতে খ্রাম্য ও মরুস্থলবাসী আরবদের বুঝানো হয়েছে। যারা মদীনার চতুষ্পার্স্থ এলাকাতে বাস ১% 
বা মযবৃত ও সুসংগঠিত শক্তির অভ্যুথান দেখে এরা প্রথমতঃ ভীত হয়ে পড়েছিল। পরে তারা ইসলাম ও ; 


YY কুফরের দ্বস্বের সময় দীর্ঘ দিন পর্যন্ত সুযোগ সন্ধানী ও সূবিধাবাদীর ভূমিকা অবলম্বন করে চলতে থাকে। পরে যখন $$ 
১১৭৮157৯৬৮২ রহ 


হি 
22 
$+ 


২ EE EE ES 
{0% এর কারণ সম্পর্কে বলা হয়েছে শহরের অধিবাসীরা বিদ্বান ও সত্যপস্থীদের সঙ্গলাভের কারণে দ্বীন ও তার সীমাসমূহ ৫99% 
সম্পর্কে জ্ঞান লাভ তো করতে পারে, কিন্তু এ বেদুঈনরা সারাটি জীবন নিছক এক খাদ্যন্বেষী পশুর ন্যায় দিনরাত ১৫৫৫১ 
জীবিকার অনেহণেই কাল কাটায় এবং পুল জৈবিকদ্জীবনের প্রয়োজনসমূহ থেকে উতর কোন জিনিসের রতি 


কক: পক্ষে অনেক বেশী। পরবর্তী ১২২ নং আয়াতে তাদের এই রোগের আরোগ্যের উপায় নির্দেশ করা হয়েছে! 1 


আখেরাতের দিনে এবং. আল্লাহর বিশ্বাস কেউ বেদুঈলদের মধ্য এবং সবকিছু 


রে করে কেউ হা জানেন 
৩৪4৫ ্ A ৪2 A , 
৮৯১) ০০৮০০ ৰ 4 ৬০১৮ ৩৮০৮ > 6৫ 
রসূলের দোয়ার ও আল্লাহর কাছে নৈকট্যের খরচ করে যা তে ও 
(মাধ্যম হিসেবে) মাধ্যম স্বরূপ [আল্লাহর পথে) 


রহমতে 55 ডিন মাধ্যম 


ই এ; 


রত 


৩৪১৯৫ তি 0594 05৮15 ও ৮৯: ঠা নি? All ৬) 


মুহাজেরদের a VL অগামী ও মেহেরবান ক্ষমাশীল আল্লাহ নিশ্চয়ই 
222 রে 3732 ই 
24)1 গে ১০ ৮ 0598 2 ১৮০৭) 


শর সততার তাদের পণ খারা ৩ আনসারদের ও 


টি 

টা AA a ইৰ এ ৫ চে 
7৪9ি। ৩৫০ এট 2 লা ৩৬ ? 4০ 1852) 2 
রি তার র্বাহিত জান্নাত তাদের ্রত্ুতকরে ও তাঁর তারা খুশী ও 

8797 জন্যে রেখেছেন উপর হয়েছে 
4 (০5 2 i 
© ea | By ৬১ ৮16৫1 ৫ ৩৬১১৮ 
বিরাট সফলতা এটাই চিরকাল ভার মধ্যে তারা বসবাস করবে 


৯৮. এই বেদুঈনদের মধ্যে এমন এমন লোক রয়েছে যারা আল্লাহর পথে কিছু খরচ করলে তাকে নিজেদের 
উপর জোরপূর্বক চাপানো জরিমানার মত মনে করে। আর তোমাদের ব্যাপারে কালের আবর্তণ অপেক্ষা করছে 
(যে তোমরা কোন বিপদে পড়লে তার! এই শাসন-শৃংখলার রশি তাদের গলদেশ হতে খুলে ফেলবে, যা দিয়ে 
তাদেরকে এখন বেধে রাখা হচ্ছে। অথচ কালের আবর্তন তাদের নিজেদেরই উপর চেপে রয়েছে। আর আল্লাহ 
সবকিছু শোনেন ও সবকিছু জানেন। ৯৯. এই মরণচারী বেদুঈনদের মধ্যে এমনও কিছু লোক রয়েছে যারা 
" আল্লাহ্‌ এবং পরকালের দিনের প্রতি ঈমান রাখে, আর যা কিছু খরচ করে তাকে আল্লাহর নৈকট্য লাভের এবং 
রসূলের দ্বিক হতে রহমতের দোয়া লাভের মাধ্যম বানায়। জেনেরাখ তা অবশ্যই তাদের জন্য নৈকট্য লাভের 
মাধ্যম এবং আল্লাহ নিশ্চয়ই তাদেরকে নিজের রহমতে দাখিল করাবেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাদানকারী ও 
করুণাময়। ্রচ্ক্ু-১৩ ১০০. সেই সব মুহাজির ও আনসার যারা সর্বপ্রথম ঈমানের দাওয়াত কবুল করার 
জন্য অগ্রসর হয়েছিল তারা ও যার! পরে নিতান্ত সততার সাথে তাদের পিছনে পিছনে এসেছিল, আল্লাহ তাদের 
প্রতি রাধী ও সন্তুষ্ট হলেন এবং তারাও আল্লাহর প্রতি রাবী ও খুশী হল। আল্লাহ্‌ ভাদের জন্য এমন জান্নাত 
প্রস্তুত করে রেখেছেন, যার নিম্নদেশে বর্ণা-ধারা সতত প্রবহমান; আর তারা চিরদিন সেখানে থাকবে। বস্তুতঃ 
এটাই বিরাট সাফল্য। 


৫ 

৬ 
রঃ 
%, 


৫) 


সূরা আত্-তওবা-৯ ১৫৩ পারা-১১ ৮৯৭ 


১28০1 ৩৪% 26 তা ০2 HOI Ls + 


moO 
মদিনা বাসীদের মধ্যেও এবং টি বেদুঈনদের মধ্যহতে তোমাদের তাদ্রে মধ্যে এব 


(৩5 ৩৩ এড ও ৬০ 


4৫৫ 
৮৫৭ 


৫ 
bt 
bt 
১ 
৫ 


2৫, 
££: 
0, ৫৫ 
১৫৫২ 
০৫০৫০ 


৬ 

bd 

৫৭ 
১৬ 


৫১ 
৬৬ 
৫১ 

> 

0 
$র 
0 
9 
(9 
১৫ 


তর 
নু 
বর 
রী? 


XY 


4:১০ ৫2 


£2882: 
e0০৫: 
81 
টু 
ক 
tat 
f 
4 


রি 
৪ 
COLL 


এ 
টি 


7 


টানে 5৮4) ১৫৫৫৬ 2৫৫ 

151 রাত ৩166 BL 05 BUS 88 
তারা স্বীকার আরো কিছু এবং কঠোর আযাবের দিকে bli এরপর দুবার 
করেছ লোক (আছে) 


LOC পরপর Mud প্র Le < 
$$$ 201 ৬স্প ১৪৮৭ ১৯] এ ত ১০৮ 1১৯৮ 2 


> 9৫ $$ $$ 
~ হর আল্লাহ সম্ভবতঃ is অন্যকিছু ও ভাল রে : 
DIESE ৪৬, 
৫৯ SLY ও ৫ 
৫ 2 ৫9524 a (226 ০4 বৃ | 
বু ৩ ৩৩ ৪৫ ৫৯ ১৮5 2) 5 ৮৮৪৩ PIE C হি 
শুক হতে গ্রহণ কর মেহেরবান ক্ষমাশীল আল্লাহ নিশ্চয়ই তাদের ক্ষমা পরায়ন L$ বি 
“LL প্রতি হবেন ৩৭ শৈ 
উজ 8৬8 
৫৫১৮৩ ELA 1 ৬৬, বে ৮ £ ১১৫১৫ 
১১) চি এ ৫ রি / 9 ৫১৫৯৭৭৭৭% 
৮৪৩৩০ 2 ৩৮9৮৮ 52 25 % Eee 
সস রা 0.0.9.9 
১৫ তাদের দোয়া কর ও দি তাদের ও তাদের তুমি সদকা মাল $৫৫3৫ 
৯৫১০৯৫৮৫, ২১৫৫৫ 
৫৫২ জন্যে তুমি পরিশুদ্ধি কর পবিত্র কর ৫৫ 
রত ৫১৫ 


৫১ 
১ 
> 


5 
3 
চা 
[5 
tu 
\ 

N 

৬ 

টা 
be) 
ES: 
৪ কিং 
২ 
তং 
ছ 
RK 
3 Ca 
A সপ 
১০৫১১ 
ডক 
CSS 
রত 


সব জানেন সব শুনেন আল্লাহ এবং তাদের প্রশান্তি তোমার দোয়া ৫ 

জন্যে 0.0.0.0: 

LE) 

272 2 ৮৮৫5৫ 2৫৫ $$$ 

2 ৩৪ HB 028 2 201 ২৫০ চি শা 2 

তাঁর হতে তওবা কবুল তিনিই আল্লাহ যে তারা জানে নাই কি ররর 

বান্দাদের করেন (যিনি eee 

$ $ ) $$ ১9 

২ 

৮৫ ১০১, তোমাদের চতুদিকে যেসব মরুচারী থাকত তাদের মধ্যে বহুসংখ্যক রয়েছে যুনাফিক। এভাবে »+৫%4 
> + 

<-$$% মদীনার বাসিন্দাদের মধ্যেও যে ই রয়েছে তারা মুনাফৌতে পাকা পোখ্ত হয়েছে। তৃমি $$$ 
৬ « <) রে 
$$$ তাদেরকে জান না, আমরা জানি। সেদিন দূরে নয়, যখন আমরা তাদেরকে দ্বিগুণ শাস্তি দিব। পরে $$$ 
২ তাদেরকে অধিক বড় শাস্তির জন্য ফিরিয়ে আনা হবে। ১০২. আরো কিছু লোক আছে যারা নিজেদের :$ 


$৫ 


১৫, 
$$$ 
$$ 
রি 


৫৯৫ 


অপরাধ স্বীকার করে নিয়েছে। তাদের আমল মিশ্রিত ধরনের- কিছু ভাল, আর কিছু মন্দ। অসম্ভব নয় ১ 
যে, আল্লাহ তাদের প্রতি আবার ক্ষমা-পরায়ণ হবেন। কেননা তিনি ক্ষমাদানকারী ও করুনাময়। ১০৩. $$$ 
হে নবী, তুমি তাদের ধন-মাল হতে সাদকা নিয়ে তাদের পাক ও পবিত্র কর এবং (নেকীর পথে) 20 
তাদেরকে অগ্রসর কর, আর তাদের জন্য রহযতের দোয়া কর। কেননা তোমার দোয়া তাদের জন্য হর 
বড়ই সান্ত্বনার কারণ হবে। আল্লাহ সব কিছু শুনেন ও জানেন। ১০৪. তারা কি জানে না যে, তিনি ++ 


tS 
আল্লাহই যিনি তীর বান্দাদের তওবা কবুল করেন। $2 


$9 সূরা আত্-তওবা-৯ ১৫৪ পারা-১১ 


CLS / 32 9৮1৫06165৮৭ ৫ ) 24 রত 
৫. ৫ bat) i রি রী ৪৮৫৫ ৪-247/৮ 
১009৯) আঠা 2 2) ডো এ ৪৬৩০ ISG 2 
) এবং মেহেরবান ক্ষমাশীল তিনিই আল্লাহ্‌ (এও) এবং সদকা গ্রহণ ও 
যে করেন 
PT ৫ 22851 পা 4232/০ পন ১৬ পারি | LE 2 
21,৩৯৮ 9:০৩ ৪) ৩ Ls ০০৩) (০৬০৪ ৮৬৮ এ 
122 মিনরাও এবং তার রসূল এবং তোমাদের আল্লাহ শিল্পই তোমরা বল 8 
1: (দেখবে কাজ দেখবেন. কাজ কর 1 
১৫৮৫৫ A 1 ৮৪৮ ৮ ১৮ এ } 20/2 7 ৮৮৬৬ 
65 5 পপ কঃ 
TER ৬১5 8১৬৪৪) 5 SEU ৬ OL OIF 5 I 
1৫৫০ রর EE 
“ক হরি অতঃপর তোমাকে প্রকাশ্য এবং গোপন (যিনি) (তাঁর) তোমাদের ফিরিয়ে এবং $$$ রি 
২£5 জানাবেন (সম্পর্কেও) (সম্পর্কে) অবহিত দিকে নেয়া হবে $$$ 
NS 24 dad তি পাঠ | পা ভু Bred ১৩৩০ 5৬ 
BS SLOG + রাশ তা 2৬ 88৬8: 
22 ৮১ ৩৯১০ ৩১০৩ ১ OOS উকি 2 
নির্দেশের স্থগিত যাদের অন্যকিছু . এবং কাজ করতেছিলে তোমরা এবিষয়ে $৫ 
চি ও ু ৫১৫১ 
2 রি . ব্যাপার) wis f PAE ৫ 
নতি ৬: পার্ট 2 223 < 229৬ Fd 
pS 2 চে চর 
7৮0 251 5 ৮ ৪০ ৯৯ ৩, 9. LU ৬৫ ৮ 
৮৫ আল্লাহ এবং তাদের ক্ষমা পরায়ণ নাহয় আর তাদের তিনি হয় আল্লাহর 4 
৫২৫ প্রতি হবেন শান্তি দিবেন 
$$ 7 1৫ 24 12848) 72 YG (BE LOA ATS ELS 
g = এ ঠা CAA KD 
51715 hg ৬৬০ 2 ও © ei হি 
৫৫ ও ক্ষতি মসজিদকে নির্মাণ যারা এবং প্রজ্ঞাময় সবকিছু 12 
০০০০০ 9 
1 করার টা রি ক 42 ৪ $$$ 
*৬ MAIN < ১০৫৮]। 126 ০ ৫626 IIIS 
1 ৩৮ | 2৩০০) ০ ৩৫ ১2 5 18? 
৫ তোর জন্যে) ঘাটিহিসেবে ও ঈমানদারদের মাঝে বিভেদ সৃষ্টির ও কুফরীর $9৫29 
4 যে (ব্যবহারের জন্যে) উদ্দেশ্যে ররর 
-9১% 5 2 রত পশু পাপী $$ $% 
৮০৫ 5 42১৭০ 5201 ০০৯৯ HS 
ইতিপূবে, তীর রসুলের ও আল্লাহর যুদ্ধ ৫ 
(বিরুদ্ধে) করেছে +++ 
J ৫ 
) এবং তাদের দান-খয়রাতকে গ্রহণ করেন; আরও এই যে আল্লাহ বড় ক্ষমাদানকারী ও দায়াবান? $$$ 
১ ১০৫, হে নবী, এই লোকদের বল যে, তোমরা কাজ কর; আল্লাহ্‌, তাঁর রসূল এবং মুমিনগণ সকলেই 81 
? লক্ষ্য করবে যে, তাঁর পর তোমাদের কাজ কিরূপ হয়। অতঃপর তোমাদেরকে তাঁর দিকে ফিরিয়ে ++ 


? নেয়া হবে, যিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। এবং তিনি তোমাদের জানিয়ে দিবেন তোমরা. 
{ কি সব কাজ করতেছিলে। ১০৬. কিছু লোক আরো আছে যাদের ব্যাপারটি এখনো আল্লাহর 
1 ফয়সালার অপেক্ষায় রয়েছে; তিনি ইচ্ছা করলে তাদেরকে শাস্তি দিবেন, আর চাইলে তাদের প্রতি ' 
4 ক্ষমা পরায়ণ হবেন। আল্লাহ সবকিছু জানেন এবং তিনি বড় বিজ্ঞ ও জ্ঞানী। ১০৭. কিছু লোক আরো € 
আছে যারা একটি মসজিদ বানিয়েছে এই উদ্দেশ্যে যে, দ্বীনের মূল দাওয়াতকেই তারা) ক্ষতিখস্থ $2 
॥ করবে। এবং (আল্লাহর বন্দেগী করার পরিবর্তে) কুফরী করবে ও ঈমানদার লোকদের মধ্যে বিরোধ ও ৫ 
? এঁক্যে ভাঙ্গন সৃষ্টি করবে। আর (এই বাহ্যিক ইবাদত খানাকে) সেই ব্যক্তির জন্য ঘাটি বানাবে যে 
৮৫ লোক ইতিপূর্বে আল্লাহ ও তীর রসূলের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। 


৫: 
ক. 
5 
ক 


১ সূরা আত্-তওবা- -১১ ৮২২ 
2 ু ৩2 
++ উরি FL ৮ 1৬ 222 পে নিত ১৫৫ ৩ Ct aad র্ত রর 
৫ ee 2 মা ‘fe ডি ১ 
সি ৬৪০ ০ ১১৬১০ 3) 5১ ৩৮ CARS এ ES 
তত সাক্ষ্য আল্লাহ এবং উত্তম এছাড়া আমরা ইচ্ছে না তারা অবশ্যই এবং ৮ 
$$$ দচ্ছেন রি করেছিলাম হলফ করবে ৫% ৫ 
৬৪৯, টিটি 222, 
1০48৩, রর ১৫৫ চা ৩০ * ৰ ০০০) ২8৭ 
ee: 51 ৬৩০০৮) ৮৬৩) 28১ সঃ ঈ) OU ASS 2232 


চি ৫ 2 2 t / LL (23224 #9 CS 
; (5 CS ন Eo এ পি ৮০ এ া 2 রণ UAL ৮54 
2 Oyen! 2 20 5 ১9৫০৮ 01 & ০0 


৪৬৬, রর দিলারা 
+ 42 পবিত্রতা অর্জন- পছন্দ আল্লাহ এবং তারা যে. যারা) (এমন) $$$ 
১৯৫% কারীদেরকে করেন অর্জন করবে পছন্দ করে লোক $%$$€ 
১৮2১, ৪৫5 ৮ { । 2৫ 11৮৫6৫7৮25৮ ৫৫ 14% ৫4২১৫ 
821 0] wd কা ১) ম্‌ হ জর 
8 31৮ 520 05 ৯৮ ০ 2৩২ এ or! £222 
k ১৫৯৯ 
তত উত্তম তার সন্তুষ্টির ও আল্লাহর তাকওয়ার উপর তার ভিত্তি তবে কি $$$ 
KELXELEY (জন্যে) ইমারতের রেখেছে যে ১১৫৬৫ 
হর EAL $ রি 22 ৰণ hd ৫41/১5 HC IAA ৫৫ 
Ul ৬ ৫ পক > 
++ ৬ ও মি \ 00.0. 
38 টু টি ভীতি উঃ ৮ 2৩0৩২ 1627 ৪৪৬, 
৫৫৫% অতঃপর ধ্বংসোনুখ অন্তঃসার কিনারার উপর তার ভিত্তি যে না) ১ 
ও নিয়ে পড়ল শুন্য তীরের ঈমারতের রেখেছে কি 
oe LEN L232 2/0 44d Ks NM og ৫৫০: 
) 2775 
2:92 251 SE I &0 5 AES GRE 
তর (যারা) (এমন) পথ না আল্লাহ এবং জাহান্নামের আগুনের মধ্যে তাকে $$ 
রত যালেম_ লোকদের দেখান সহ $$$ 
$$$ তারা অবশ্যই শপথ করে বলবে যে, ভাল করা ছাড়া আমাদের তো আর কোন ইচ্ছাই ছিল না। কিন্তু $3 


১ আল্লাহ সাক্ষী যে, তারা নিঃসন্দেহে মিথ্যাবাদী । ১০৮. তুমি কশ্মিনকালেও সেই ঘরে দাড়াবেনা.। যে ৮ 
রি মসজিদ প্রথম দিন হতেই তাকওয়ার ভিত্তিতে কায়েম করা হয়েছে, তাই এই জন্য সর্বাধিক উপযুক্ত যে, $$% 

হর তুমি তথায় (ইবাদতের জন্য) দাড়াবে। এতে এমন সব লোক রয়েছে যারা পাক ও পবিত্র থাকা পছন্দ 9% 
৫ করে। আর আল্লাহরও পছন্দ হচ্ছে এসব পবিত্রতা অবলম্বনকারী লোকদেরকে ৩৭। ১০৯, তুমি কি মনে $৫৫ 
৫ কর, উত্তম মানুষ কি সে, যে নিজের ইমারতের ভিত্তি আল্লাহর তয় ও তার সন্তোষ কামনার উপর স্থাপন £ 
রর করেছে; না সে, যে তার ইমারত স্থাপন করেছে একটি প্রাস্তরের অন্তঃসার শূণ্য স্থিতিহীন বেলাভূমির 3 


০ 
(XD 
১ =) 
৯৬৮৬৮৬৬৬৬ 


৫ 


রঃ 
১৪৫ উপর এবং সে তাসহ সোজা জাহান্নামের আম্মি গহ্বরে পতিত হলঃ এরূপ যালেম লোকদেরকে তো £$%% 
$৫৫৫৫ আল্লাহ কখনো সঠিক পথ দেখান না। ৃ 4 
1 ৩৭. মদীনায় এ সময় দু'টি মসজিদ ছিল। একটি হচ্ছে “মসজিদে কোবা'- এ মসজিদটি শহরতলীতে অবস্থিত ৫00" 
৫২৫ ছিল এবং দ্বিতীয়টি হচ্ছে ‘মসজিদে নববী’ যা শহরের মধ্যেই অবস্থিত ছিল। এ দুটি মসজিদ থাকা সত্তেও ৫ 
₹%%% তৃতীয় একটি মসজিদ নির্মান করার কোন প্রয়োজন ছিল না। কিন্তু কপটচারীরা (মোনাফেকরা) এই বাহানা 1৯ 
হি অবলম্বন করলো যে, বৃষ্টিতে ও শীতের রাতে সাধারণ মানুষের পক্ষে বিশেষ করে দুর্বল ও অসমর্থ লোকদের $%৫$৫-৫ 


পক্ষে যারা এই দুই মসজিদ থেকে দূরে অবস্থান করে, দৈনিক পাঁচবার নামাযের জন্য উপস্থিত হওয়া কঠিন; হত 
সৃতরাং আমর! মাত্র নামাধীদের সুবিধার জন্যই একটি নতুন সমজিদ নির্মাণ করতে চাই। এভাবে তারা এই হত 


০০৫১ 
১ 


i 
4 
4 
: 
{ 
j 
| 
পু 
নু 
& 


৬১ 
(4৫ আল্লাহতাআলা রসূল (সঃ) কে সতর্ক করে দিয়েছিলেন এবং রসূল (সঃ) তাবুক থেকে প্রত্যাবর্তন করেই এই 
%% মসজিদে যেরারকে ধ্বংস করে দেন। 


6 র রা চেয় 
৫ করীম (সঃ) কে ধোকা দিয়ে তারা এই মসজিদের উদঘাটন করবে। কিন্তু তাদের সংকল্ের পূর্বেই ও 


৫8 
% 
& 
3° 
৮৬, 
8৬ 
৫$ 
৫$ 
ক 
OY, 
৫ 
0 
৫৯ 
রর 
Om 
৫৫ 
১৫ 
6 
টা 
&-$ 
&& 
6 
৮৯৪০, 
৪৫ 
টি 
Oa 
$ 
&- 
$& 
% 
$ 
0 
৫৮ 
৫ 
৪% 
8 
0 
টি 


১৫ 


<) রর 
৬৬৫ ৮৪৬৬৪৮৮৮৬৬৬৬৬৬৬৬৬৬৬৪৬৬৬৬৬৬৬, 
09 ৬৬ $2200.00 000 000000000000 0000000028298 
90909000900 C OOOO OOOO OO OOOO NN ONO NO NSO ORS nS nose) 


be) 
৬ 


কী ৯ 
তাদের 
ইমারত 
১9৪ 
৮৮5৫ 
তাদের 
অন্তর 
/ 2, 
০০ 
চি 
রণ কট ৮৫ 
পথে 
চে 12% 
42301 
ও তাওরাতের মধ্যে 
| 
আল্লাহর চেয়েও 


/ 
2 


222 
| এ? 
রণ 
| ৪ 
আল্লাহ আর 
চা 
তাদের 
জানকে 
all 
Pd 


| 


নিহত করে 


৬ 
রত 
2 
ও 
রত ৫ 
৬ রে 
তারা অতঃপর আল্লাহর 


১৫৬ 
/2 5৫ 
০ 
সন্দেহের তার! 
বৌজ) বানিয়েছে 
A 92 রর 
ad ০ 
মহাবিজ্ঞ সবকিছু 
জানেন 
১5151 
তাদের 
মালকে 
#22 
31৬৯ 


> 
ও 


2 = 
~) CL) 
RRC AY 
এবং ইঞ্ীলের 
রত 2p 0 
PISS ৯ উনি) 
তোমাদের অতএব 
কেনা বেচায় তোমরা খুশী হও 


18) 


দে 
৩ 


DL 
পর্যন্ত 
না 
| 2) 
ক্রয় করে আল্লাহ নিশ্চয়ই 
46d 
AS | 
জান্নাত 
য়েছে) 
৩৮৫ 
1৬৬১ এ (৩) 
ওয়াদা 
(রয়েছে) 
le ১৫৫ 
3 
তার অধিকারপূর্ণকারী (আর) এবং কুরআনেও 
৪০৯ 2/ 


৩ 
৬ 
মধ্যে 
ডি 
৫4 
৩৩ 
Pd 
A 25/22 A 
oa 
হয় 


এ 
তাদের 
জন্যে 


তারা 
2৮ 
৩০ 5 ১৬ 
কে 
ও 
তোমরা 


(হতেপারে) 
নী 
1 

তীর 


শত 
নিয়েছেন 
৫ 
৬৬ ৮ 
: (রড 
রর 
PALS) 
এ 
সম্পর্কে 
পা 


তা 


93৩ 
তক শর্ত 
বিরাট 
১১০. এই ইমারতটি যা তারা নির্মান করেছে, সব সময়ই তাদের দিলে অবিশ্বাসের বীজ হয়ে থাকবে, 


যতক্ষন না তাদের দিল টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ্‌ সব বিষয়ের খবর রাখেন; তিনি সুবিজ্ঞ ও 
বুদ্ধিমান। ব্ু্কুু-১৪. ১১১, প্রকৃত কথা এই যে, জল্লাহতা'আলা মুমিনদের নিকট হতে তাদের 


হৃদয়-মন এবং তাদের মাল-সম্পদ জান্নাতের বিনিময়ে খরীদ করে নিয়েছেন৩৮। তারা আল্লাহর পথে 
লড়াই করে এবং মারে ও মরে। তাদের প্রতি (জান্নাত দানের ওয়াদা) আল্লাহর যিম্মায় একটি পাকা 
৩৮. আল্লাহ্‌ ও তাঁর বান্দার মধ্যে ঈমানের ব্যাপারটিকে এখানে ক্রয়-বিক্রয়ের ব্যাপার রূপে অভিহিত 
করা হয়েছে। এর অর্থ হচ্ছেঃ ঈমান প্রকৃতপক্ষে একটি অংগীকার ও চুক্তি যা দিয়ে বান্দা নিজের স্বকীয় 
সত্ত৷ ও নিজেদের অর্থ-সম্পদ আল্লাহর হাতে বিক্রি করে দেয়, এবং এর বিনিময়ে বান্দাহ আল্লাহর পক্ষ 
হতে এই প্রতিশ্রুতি গ্রহণ করে যে, মৃত্যুর পর পারলৌকিক জীবনে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। 


ওয়াদার 
/ 
23 ১ 
এবং 


/ 
তারা 
রে 
] 


S| Na LE ২২৪ খুটি 
টু ২১১ 9 এ রি Nd 15 ৬ 


32233333312 
GLK 55585656525 22222222222 
০০০ > ৬৬৮৮৮৬৬৬৪৬৬ Om OO em On ০১১৩১৫১৫০৫৫ 
SERRE 
S000 00.0000 0000000000000 0000000000000 DS 


৫১৫১১ 
-তওবা- 
% সূরা আত্-তওবা-৯ ১৫৭ পারা-১১ কিডজ; 


৫2৫৫: 
রে (4 পা ১৬ পে ৩০৪ রিজিক 
৮ * w ! / ৫৫ 
Op ০১০০1 ০১৬৬৮ 03৩ OL BRR 
$$$ রুকুকারী (আল্লাহর পথে) (আল্লাহর) ইবাদর্তকারী রা হি 
ক পরিত্রমণকারী প্রশংসাকারী কি 
৩% SURE তওবাকারী 2 
রর রর ০৯১৫) রত রি EA পর্ণ 22 13 ১০৪ | হরর, 
৫৩. pt 2 ৪ . 2 ৬ >) Bao ») | ৩ ৩১৪০০ | ১৫ 
৯ ৈ ৪৫ 
$$ হতে নিষেধকারী ও ভ ৰ নিদে্শদানকারী সিজদাকারী তত 
2০05) 2 ১৭ ১2৩৩) 08111 4 2 BE 
ৰ ৬৬ রে 3 
৪৬, ৩9৮ টি ৮০। ১৯৬ Oia) 2) ০] তত 
(সব) তুমি আর আল্লাহর সীমা রেখার সংরক্ষণকারী এবং ৮ মন্দকাজ 58 
ঈমানদারদেরকে সুসংবাদ দাও ক্ষেত্র ১-১-১৫১৫ 
(20132 ১৯১২৫ ৩৫৮4 32৫5 ৮১১৫৪ রর ৬ 7 
ৰি ৬৬ ¢ ৬ ® 2 ০) 7 A SET se 
CH BASSO Pal GN 5098 ০৫ এ 
A ্ 
£3 মুশরিকদের তারা ক্ষমাচাইবে যে ঈমান এনেছে যারা এবং নবীর নয় বে 
১১ 
২77 লাম 
৪৯ [8 পাপ পক রে 27 02 2 EA ৬৬৫ 
মি পি ৮৫ OS ৩৩ ৬৫৩৮ 35505 DE ঠ 2S 
(১৩১৩০ শে o> 
১$ যে তাদের স্পষ্ট যা এরপরেও আত্মীয় স্বজন তারাহয় যদিও এবং ৮ 
তারা কাছে হয়েছে 2 


চে ৩1৩ ০904 2৬ ১ ANA PA ৮ 27272 ৬৬; 
2249) Aer) 09৮06 be 0225) ৩০০1 SS 


% তার পিতার জন্যে ইবরাহীমের ক্ষমা চাওয়া ছিল না এবং দোজখের অধিবাসী ৫42 


পরের গর্ব ৫৫৫ MTZ » A ৫৮ : 

৪০1 ৩ ৫৮০৪ EAC ৫% 0০১৫৫ ধা 

AS Wo ২6৮ GE) orc VLR 

যে তার প্রকাশ অতঃপর তার যা সে প্রতিশ্রুতি প্রতিশ্রুতির এছাড়া $৫৫4 
সে কাছে হল যখন কাছে দিয়েছিল যে $$$$$ 
951৫2506445 51১01167122 (C2 ৬৬৬৬: 
© a> 515৭] ৪১৫৮ 00৮০5 9৩ AS IE IG 
সহনশীল অবশ্যই ইবরাহীম নিশ্চয়ই তার সে সম্পর্ক আল্লাহর শক্র ১৫৫৫৫ 
(মানুষ) কোমল হৃদয়ের (ছিল) থেকে ছিন্ন করল তত 
১১২. আল্লাহ্র দিকে বাররার প্রত্যাবতনকারী ৩৯, তাঁর ইবাদত পালনকারী, তীর প্রশংসার বানী উচ্চারণকারী 22 
তীর জন্য যমীনে পরিভ্রমণকারী৪০, তীর সামনে রুকু ও সিজদায় বিনীত, তাল কাজের আদেশদানকারী, ৫ 
{$$$ খারাব কাজের বাধাদানকারী এবং আল্লাহর নির্দিষ্ট সীমা রক্ষাকারী (প্রভৃতি গুণধারী হয় সেইসব ঈমানদার $41? 
৮ লোক যারা আল্লাহর সাথে এই ধরনের ক্রয়-বিক্রয়ের কাজ করে৷ এবং হে নবী, এই মুমিন লোকদের সুসংবাদ ৫. 
বব? দাও। ১১৩. নবী এবং ঈমানদার লোকদের পক্ষে শোভা পায়না যে, তারা মুশরিকদের জন্য মাগফিরাতের £$ 
৫৫ দোয়া করবে, তারা তাদের আত্মীয়-স্বজনই হোক না কেন; যখন তাদের নিকট একা সুস্পষ্ট হয়ে গিয়েছে যে $৫%৫ 
4 তারা জাহান্নামে যাওয়ারই উপযুক্ত । ১১৪. ইবরাহীম তার পিতার জন্য যে মাগফিরাতের দোয়া করেছিল তা 124 
ছিল সেই ওয়াদার কারণে যা সে তার পিতার নিকট করেছিল। যখন তার নিকট সুস্পষ্ট হয়ে গেল যে, $৫৫৫4 
৫% তার পিতা আল্লাহর দুশমন, তখন সে তার দিক হতে মুখ ফিরিয়ে নিল। সত্য কথা এই যে, ইবরাহীম বড়ই $$ 


৫১৫১ 
৫ 


৫ কোমল হৃদয়, আল্লাহ- ভীরু ও পরম ধৈর্যশীল লোক ছিল। 


৯ 
2১. ৬৬৬ 
রর ৩৯. মূলে ‘তায়েবুনা’ শব্দ ব্যবহৃত হয়েছে, যার শাব্দিক অনুবাদ হচ্ছেঃ তওবাকারীগণ। কিন্তু যেরূপ ভাষাগত ৫৭ 


ভংগীতে এ শব্দ এখানে ব্যবহার করা হয়েছে তা দিয়ে এ অর্থ রূপে পরিষ্পুট হচ্ছে যে তওবা করা $499 
মুমিনের স্থায়ী গুনাবলীর মধ্যে একটি গুন । সুতারাং এর সঠিক অর্থ হচ্ছে- তারা মাত্র একবার তওবা করেনা, $$$: 
বরং সর্বদা তারা৷ তওবা করতে থাকে। আর তওবার আসল অর্থ হচ্ছে- রুজু করা বা প্রত্যাবর্তন করা। সুতরাং $৫৫৫৫ 
এই শব্দটার যথার্থ মর্ম প্রকাশ করার জন্য আমি এর ব্যাখ্যা মূলক অনুবাদ করেছিঃ তারা আল্লাহর দিকে বার £4% 
বার প্রত্যাবর্তন করে। ৪০. দ্বিতীয় প্রকার অনুবাদ হতে পাবেঃ রোযা পালনকারীগণ। 82 


শব্দার্থে কর-৩/২১-_ 


৫ 
১2 


৩ 


৩. 


১০০, 
৮? 
৫S 

০৮৫১, 

৫ 
ক 


৫ 


৩, 


১২২২২ সুরা আত্-তওবা-৯ ১৫৮ পারা-১১ 44৫ 
2 সুরা ৪৬৬] 


21287 75% K SLES 
(৬৯৪ ৬৩৯৯ ১) ৬০৭ তে ০2) 2) তত 


6 


৫০ 

তি 

৫ YY 
৫, 


রে তাদেরকে যখন এরপরও টি পত্র আল্লাহর 
স্কই না হেদায়াত দিয়েছেন 


টি 


(> Ett 

OS 

৪৪৮৬ 
৫ 


কার ক. থু ৫ | ০ 0 জি 
CS রঃ 
CLL 
রে 


৯ 
LY 
C0) 
(> 


১ 


0 

ও 
৫ 

se 
AAA 


CY 
৫ 


তত 
OOS 
রর 
০৮১৫১ 

® 


৫১8 ০ 
এপি 

৫ 

এ 

6০ 


৯০০৫ 


টং 
রঃ 
১০৫৯ 
রিকি 


৫ 
2 
CG 
LANA 


OO 
৬ 
ৈ 
> 
os 


ৰৈ 
৫৯৫৬ 


৯ 


৮৭৮৭ 
> 
টি 
$2 
0 


তত 
৫ 
৮ 
৫ 
(> 


41 G33 CS ৫ ৬; 


আল্লাহ্‌ ছাড়া তোমাদের নাই এবং 
জন্যে | 


০১০ 
++ 
(৫ 
৮৬৬ 
৫৫ 
LIL 


RLS 
৪৬ 
ee 


< 


MER 
AD 
৬ 


২৫৮ 


১ 
6৫ 


হলেন $$$ 
৩ ce ১০? | 2256 2০৮৫ 4 
Br ৯৪৯৮ 
রত 


সময়ে টিটি 


১৮৫2 4€ ৪ 


্‌ 34 E35 ০৮ 4 


0 
১ 


a 


০৫ 


৮৬৮৬৬ 


১৫ ১১৫. আল্লাহর এমন নন য়ে, লোকদেরকে হেদায়াত দানের পর তাদেরকে আযাব গোমরাহীতে 
৫09 নিমজ্জিত করবেন, যতক্ষণ তাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে না দিবেন যে, কোন্‌ জিনিস হতে 
£ তাদেরকে দূরে থাকতে হবে। প্রকৃতপক্ষে, আল্লাহ সব বিষয়েরই জ্ঞান রাখেন। ১১৬. আর এও সত্য 
{ যে, আল্লাহরই মুঠোর মধ্যে রয়েছে আসমান ও যমীনের রাজতৃ। তারই ইখতিয়ারে রয়েছে জীবন ও 
৫9 মৃত্যু । তাদের কোন সাহায্যকারী বা পৃষ্ঠপোষক এমন নেই যে তাদেরকে আল্লাহর (আযাব) হতে রক্ষা 
১৫ করতে পারে। ১১৭. আল্লাহ ক্ষমা পরায়ন হয়েছেন নবীর প্রতি এবং সেই মুহাজির ও আনসারদের 
& প্রতিও, যারা বড় কঠিন সময়ে নবীর সংগে ছিল যদিও তাদের মধ্যে কিছু লোকের দিল বাঁক! পথের 
£ দিকে ঝুঁকে পড়ার উপক্রম ১ করেছিল। (কিন্তু তারা যখন সে পথে চলল লা; বরং নবীর সংগেই থাকল, 
॥ তখন) আল্লাহই তাদেরকে ক্ষমা করে দিলেন। তাদের সাথে আল্লাহর আচরণ নিঃসন্দেহে দয়া ও 
৮৫ অনুগ্রহশীল। 


{$$$ ৪১. অর্থাৎ কয়েকজন অকপট সাহাবাও সেই কঠিন সময়ে যুদ্ধ যাত্রা করতে কিছু পরিমাণ পলায়ন পর 
৫4৫ মনোবৃত্তি অবলম্বন করতেছিলেন। কিন্তু যেহেতু তাদের অন্তরে ঈমান ছিল এবং তারা স্বীনে-হক আন্তরিক $ 


১৫, 


পি. 


GO nO nO 
00 


$ 
৮৬৮৬৬৬৬৬৮৬৩ 


০১ 


$ 
০ 
ডক 


2S 
৪৫৯, 
৬ 
0 
KA 


টি 


0 


১৩, 
৯৬ 
১ 
& 
RS 


৫ 
৫ 


5 
৪ 
0S 

19 


৭14 


৫, 
১৬ 
> 
টি 
® 
ep 
oe 
9 
0 
> 


0 


0 
পু 


১, 


& রি ৩৫০৫: 
44 ভাবে ভালবাসতেন সে জন্যে শেষ পর্যন্ত তারা তাদের এই দুর্বলতাকে কাটিয়ে উঠেছিলেন। $$$ 
১৪৪৫৭ (৫৬৫ 


$$$ সূরা আত্-তওবা-৯ ১৫৯ পারা-১১ €+€% 


(,) 
৫৮9 


$49 
hh 

৫৫ 
৫-৫-$ 
৬ 
৫৫৮০ 
৫৬ 
CI) 


21 ডি ৫৫ 
হু 16] ৩০ ০194 (9 8858 


৫০৫ 
৮৫৫ 
১৫৫ 
৫১০৫১ 
৫৫২ 
১ 


0 
0 
টু 

টা 


যতক্ষণ না পিছনে রয়ে যারা (এ) তিনজনের উপর এবং 
উপর 57 গিয়েছিল (ক্ষমা করলেন। 


(3 
১ 
LAR 


৯ ৩ 
না টিক 222 
8 2 ৮৫০৮ wie ওর 2 ES 328 
৩ রর টা ১০, 
তত তাদের : সংকীর্ণ এবং [তারাপশত্ত এ 8৫ 
উপর হল হওয়ার সত্বেও OORT 
CEN EEE :::: 

০৮১ ৩ dsl ভি 5 টু ৩ 22 

তার দিকে এছাড়া আল্লাহ্‌ হতে কোন আশ্রয় নাই যে $০ 


@ 
oa 
কি 


(প্রত্যাবর্তণ) (শাস্তি) (বাচার) 
225584185৫2: ৫ 15৫ 
Omri oi Rf MCL FE) 
মেহেরবান 


বড় তিনিই আল্লাহ নিশ্চয়ই তারা যেন 
ক্ষমাশীল ফিরে আসে 


নি ৰ dh 2S 2/1 
3533 201 1580 9০ 

ise তোমরা ও আল্লাহকে ভয়কর ঈমান 
হও ১০ 

2843270 


৫ 
OOO REO nO 
৮৬৬৫৪ 
৫৬ $5 


<> 
C2 CXL) 
০) 
SO SSCL OTT ১৪৬৬ 
৫৯ 


উল সপন ty না চা কক আজ ~ 
4 pS EGE OCG DY G সানি টে 
উড CK করি 
ক. 9০ ঠি ০, Fe 
=> 
TES 
২১৮০, 
কক 


০ 

5 

১ ৫১ 

TERS 
৪৬, 

4 

bb 


TERS ১৯ 
্ 
৫ 
৪67৪ 
৫ 
৮৫৫ 


0 
৪৪ 


রর? 
ডি 
> 
৫ 
৮.৫ 
৫ 
১৫৫ 


তং 
® 


0 

0 

০৯ 

0 

১০, ১০, 
উর, 


0 
০ 


২১০ 
উড 


৫১ 
টং 


8 
১% 
0 


৫ বে 


৫৫৫ 
শখ? dhl ০৯ 2 


১০ 


১, 
তু 


০৯৫৯ ১৫১, 

SRLS 

2S 

CR 
S$ 


৫১ 


১ 
কক 


১, 


৩, 
PLS 


বা হয পড়, তারা জেনে সা হত যা জনয হং হর $ $% 
৫ ফেরেন, Ne Sl Adsl teil ie CD bliin clad LE NES পি 


0 


৫ 
হু 


৫ 
673 
তং ৪২. (ই ছিল বি হক: পলি িস্ট নত 
ee (রাঃ); তিনজনই খাটি মু'মিন ছিলেন। এর পূর্বে এরা কয়েকবার নিজেদের অকপট নিষ্ঠার প্রমাণ দান $$ 
$$$ করেছিলেন, স্বার্থত্যাগ ও দুঃখ বরণ করেছিলেন। কিন্তু নিজেদের এই সমস্ত পূর্ব খোদমত সত্বেও তাবুক $+ 8 $$ 
(৫ { যুদ্ধের সংগীন সময়ে সকল যুদ্ধক্ষম বিশ্বাসীদেরকে যুদ্ধযাত্রার নির্দেশ দেয়া হয়েছিল। তারা যে শিথিলতা $% $$$ 
2 {প্ৰদৰ্শন করেছিলেন তার জন্যে তাদের কঠিন পাকড়াও করা হয়েছিল। নবী করীম (সঃ) তাবুক থেকে $ 1 


৬ 
$%+%৫ প্রত্যাবর্তন করে মুসলমানদের হুকুম দান করেন যে, কেউ যেন তাদের সাথে সালাম-কালাম (অভিবাদন) $$ 
হু ও বাক্যালাপ) না করে। ৪০ দিন পরে তাদের স্ত্রীদেরকেও তাদের থেকে পৃথক থাকার নির্দেশ দান করা খু 3 
১%%হয়। এই আয়াতে যে চিত্র অংকন করা হয়েছে- মদীনার জনপদে তাদের অবস্থা প্রকৃতপক্ষে সেরূপই $$ 
৭ হয়েছিল। অবশেষে যখন তাদের বয়কটের ৫০ দিন অতিবাহিত হলো তখন ক্ষমার এই হুকুম নাযিল 589 
2৫22৫. হ্য়। SILL 


$$ 


যে 
/ 
>) 
এবং 
৩) 
1 
প্রত্যেক 


১3 চি 
পর: 
3 fit 


27) 
£ 
রর, 


৪ 
বট 
২১১ 


আল্লাহ তাদেরকে তাদের লেখা এছাড়। 
(জন্যে যে) 
১০৮2৬ 
ও % 
তাদের 
মধ্যকার 


৪73 

২৫_ ১9৮ 

রি SITE 
দঃ সর 
৬০ 2 ২ 

Sr ২৪ oo 


পে ১৮১৫ 


% দুশমনের উপর (সত্য দুশমনীর) কোন প্রতিশোধ তারা গ্রহণ করবে, আর এর বদলে তাদের জন্য কোন 
নেক আমল লেখা হবে না। নিশ্চয়ই আল্লহর নিকট নিষ্ঠাবান আমলকারীদের কাজের প্রতিফল মারা যায় 
না। ১২১, অনুরূপভাবে এও কখনে৷ হবে না যে, (আল্লাহর পথে) অল্প বা বেশী কোন ব্যয় তারা বহন 

₹ করবে এবং (জেহাদ-প্রচেষ্টায়। কোন উপত্যকা তারা অতিক্রম করবে, আর তাদের নামে তা লিখে নেয়া 
হবে না- যেন আল্লাহ তাদের এই ভাল কাজের. প্রতিফল তাদেরকে দান করেন। ১২২. ঈমানদার 
লোকদের সকলেরই বের হয়ে পড়া জরুরী ছিল না। কিন্তু এরূপ কেন হল না যে, তাদের অধিবাসীদের 
প্রত্যক অংশ হতে কিছু লোক বের হয়ে আসত ও দ্বীন সম্পর্কে জ্ঞান অনুশীলন করত। 


গু ) XN Bb গু 
চি A ৯) 
(৫৫১ nn non ১০০৮, ১, ০০০৩১ ৫৫৫১৫ 
$৮৬৮৮৬৮৬৬৬৯৬১৪ ১৬১৬৪১৪৬৬৬৬ 
(১৫৫৫১ ০ ৫১৫৫ 
চিত ৃ ্‌ ৮8888888828 
2414 6 /8$6৬৯585৬8৬% ৬566৯8৬৮৬5৬, 


OOS 


বে 
(SY 
bt 
৪” | 
3 
গর 
১ |এ 
২৮ 
তে 
রি 
ভর 


be) 

bd 

সি 

bd 

$\ 

bed 

সি 

¢ 

+ 

be) 

QC 
৫ 
4৫৮ 
৫৫৫ ৫-% 
$$৮$ 

০৫৮--৫৫ 


0 


৫ 
নি 
৫» 


Cd 4 রর ? 
I OGL ৮৪৫ ৪) ৮ 1১৮ (৫০৯ 10৬০, এ $3 
CFE SN তাদের তারা যখন তাদের তারা যেন এবং »$ 


থেকে। সতর্ক থাকে (এভাবে) দিকে ফিরে যায় সম্প্রদায়কে সতর্ক করে 


পে 3 (৫ 0595190৫184 চেরা 20 


কাফেরদের মধ্যে তোমাদের ভা ঈমান যারা ওহে 


& 
টি 

৫ 
@ 


এ 


৭ 
oe 
OD 

রি 


৫ 
হু 
4 
৫% 
৮৫ 


৫১৯ 
৫ 


ডি 
ঞ 


৭ 

0 

৬, 
5 
0 


এ 
৫ 
৫ 
৫ 
৮$ 
LY 
৫৫ 


টি 
রত 
৩৫৫১ 
৫) 
নি 
CD 
0 
LX 
os 
তত 
৬৯ 


১ 
০ 
be 


১ 


টি 
£* প্র 
ক E\ 
টল 
G6 
A 
ৰ : : 
৬ [ 
u 
a 
২ 
uu 
. 
2 
br) 
সি 
৫৫১০১ 
222 
€১৫১৫ 
444 
$ 
Et 


0S 
রি 


৫৯৯ 
৫৫৫ 


C=) 
ডি 


$% 
১৫ 


জেনে রাখ মধ্যে পায় 


১৯১ ৫ > 2 227 রা ০5 7 
নি 85০ ed 1 2 6 ৩৯৪০০ 


তখন কোন 


ডু 

bb 

uu 

A 

টু b 3 

2 

0S 
20 TT 
0 > ০) 
.9.90.0.9:0. 0 


১ তাদেরমধ্যে সূরা করাহয় টি 
RLY ' 2, Mel B74 
রা EG EG Tie S55 
EE OL UCT UT 
{$$$ এনেছে (বাস্তবিকই) (দিয়ে) তার মধ্য কে 


B20 dk 
৬৬৬ CAEL ৬. রক রত 22 < 2 
£28 93 নস ৯ $ ৫৬2) me 
৬৬. তারা এবং ঈমান লি 
করেছে 

ওল 2, ্ল++৮০৮্্্লল্ল 5 লল্লীশীলী্ল্াল্লীললশুকলল লুসি 

(৮ এবং ফিরে গিয়ে নিজ নিজ এলাকার বাসিন্দাদেরকে সাবধান করত, যেন তারা (ইসলাম বিরোধী 
8 কাজ হতে) বিরত থাকতে পারে৪৩। ক্রুক্ুু-১৩ ১২৩ হে ঈমানদার লোকেরা, যুদ্ধ কর সেই 
১ সত্য অমান্যকারী লোকদের বিরুদ্ধে যারা তোমাদের নিকটবর্তী রয়েছে 88৪ তারা যেন তোমাদের 


৫১৫ 
স$ 
৬ 


টি 
৫ 
৫ 
্ 
৮ 
LY) 
0 


৫১ 

৮ 
রি 

২, 

ও 

১৫১ 


এস, 
টি 
$% 
রত 
COAL 


৫ 
> 


তি 
৫৫ 
YS 


0 
$$ 


0S 
টি <) 
₹৫* মধ্যে দৃঢ়তা ও কঠোরতা দেখতে পায়৪৫। আর জেনে নাও আল্লাহ মুত্তাকী লোকদের সংগেই ৫৫৫৫৫ 
১% KOK ALE 
$৫ রয়েছেন। ১২৪. যখন কোন নতুন সূরা নাযিল হয় তখন তাদের মধ্যে কিছুলোক (বিদ্রুপ-ছলে $৫৫৫৫ 
$$$ মুসলমানদের নিকট) জিজ্ঞাসা করে যেঃ বল, “তোমাদের মধ্যে কার ঈমান এতে বৃদ্ধি পেলঃ” যারা $ ৫ 
$%% ঈমান এনেছে (প্রত্যেক অবতীর্ণ সূরাই) তাদের ঈমান সত্যিই বৃদ্ধি করে দেয়, আর তারা এর ১£$$2 
0:৩6 ৫৫০৫ 
রর: 14112 
$$$ ৪৩. অর্থাৎ সকল গ্রামবাসীদের মদীনা আসা জরুরী ছিলনা। প্রত্যেক ব্যক্তি ও এলাকার :$$$$৫$$ 
$$$ বাসিন্দাদের মধ্য থেকে যদি কিছু কিছু লোক মদীনা এসে দ্বীনের ইলম হাসিল করতো ও নিজ নিজ 43 
2 . এলাকায় প্রত্যাবর্তন করে সেখানকার লোকদের দ্বীন শিক্ষা দিত তবে গ্রাম্য লোকদের মধ্যে সেই ৫33 


$৫৫ সব মু্খতা বাকী থাকতো না যার জন্য তারা কপটতার ব্যাধিতে আক্রান্ত হয়ে আছে। এবং ইসলাম শ্ব 


ঙ 
(৫১৫১০ 
৫ গ্রহণ করার পরও মুসলমান হওয়ার যথাযথ দায়িত্ব পালন করছে না। 8৪. পরবর্তী বাক্য পরম্পরা »৭₹€ 
১0 0 6৯৭৯৫ 
১: অনুধাবন করলে সুস্পষ্টর্ূপে বুঝা যায়, এখানে কাফেররা বলতে সেইসব মোনাফেকদেরকে »$+++৫ 
{$$$ বোঝানো হয়েছে যাদের সত্য অস্বীকার করার ব্যাপারটি পূ্নরূপে পরিক্ষুট হয়ে গিয়েছিল এবং :$$$$$$ 
১১০৩ 
$$$ ইসলামী সমাজের মধ্য তাদের মিলেমিশে থাকার জন্য দারুন ক্ষতি সাধিত হচ্ছিল। ৪৫. অর্থাৎ এ 999 
হত পর্যন্ত তাদের সাথে যে নরম ব্যবহার করা হচ্ছিল এখন তার সমাপ্তি হওয়া উচিৎ। $83 


৫ 
& 
1 
৫৬ 
bt 
০ 
= 


৫ 
৮৩, 
6: 


5০92৮ ত্র 2 


৯ ৮2১ Ee ৪23 ও ০2১৮ তাও 
কলুষতার গ 


১ 


সূরা আত্-তওবা-৯ ১৬২ পারা-১১। 
তা 


% 
oo 
১ 

০ 

Cro) 


ht 


> 
তাদের তখন রো তাদের মধ্যে যাদের আর 
বৃদ্ধি করে অন্তরসমূহে আছে 


১৮ পট পাপা পা ১০৬1 22 / 41 ( 
5552 ১2! © OS 508৬০ এ ই | 
র না কি কাফের তারা এ অবস্থায় তারা মারা এব তাদের 
দেখে (থাকবে) যে যাবে কলুষতা 


উপর 


০ 
0 
তু 
৫ 
৫ 


এপ 


টু 
LLG 
On CaO nO a0 nO at, 


VO an 
জিভ 


%/১5 240 4, Lad 8 ৮৫৫৫ 3322, 
52 ৩১ 191 3 ©6035 পিএ ১৬০৯৯ 
কোন নাযিল যখন এবং শিক্ষানেয় 


টি 44 
৬ রঙ 


কেউ তোম্দের তোরা ইশারায় অন্যের তাদের দেখে 
৪0 | দেখছে বলে) কি একে 
& a B22 ১ 244 23 2/572 Sw বে 2 পরপরই 
EEE YT ays ০৫৪5৩ ৪:৮৩ 2৩1 ৮১৮৮ ১1৯১০ 
(যে) (এমন) কারণ তাদের আল্লাহ ফিরিয়ে তারা সরে 
কত না লোক তারা অন্তরগুলোকে দিয়েছেন পড়ে 
৪ পা 2322024 
ৃ CIOF 
ৃ তারা বুঝে 
হর ১২৫. অবশ্য যেসব লোকের মনে (মুনাফেকীর) রোগ লেগে ছিল তাদের পূর্ব মলিনতার উপর 
$%% (প্রত্যেকটি নতুন সূরা) আর একটি মলিনতা বাড়িয়ে দিয়েছে এবং তারা মুত্যু পর্যন্ত কৃফরীতেই 
44 নিমজ্জিত থাকবে। ১২৬. এরা কি লক্ষ্য করেনা যে, তার! প্রতি বছরই এক-দুইটি পরীক্ষায় 


নিক্ষিপ্ত হয়৪৬; কিন্তু তা সত্ত্বেও না তওবা করে, না কোন শিক্ষা খহণ করে। ১২৭. যখন কোন সূরা 
নাযিল হয়, তখন এরা চোখে চোখে একে অপরের সাথে কথা বলে যে, কেউ দেখতে পায়না তো! 
পরে চুপি চুপি বের হয়ে চলে যায়। আল্লাহ তাদের দিলকে ফিরিয়ে দিয়েছেন, কেননা এরা অবুঝ 
লোক। | 


৪৬. অর্থাৎ এরূপ কোন বছর অতিক্রান্ত হচ্ছিল না যার মধ্যে এক-দুবার এরূপ অবস্থা সংঘটিত না 
হচ্ছিল যা দিয়ে তাদের ঈমানের দাবী যাচাই এর কষ্টিপাথরে পরীক্ষিত না হচ্ছিল ও তাদের 
ঈমানের কৃত্রিমতার গোপন তত্ব প্রকাশ না পাচ্ছিল। 


১ 
৫$ 
৮৫ 
টি 
টং 
-$ 


০৩১, 


$$$ সূরা আত্-তওবা-৯ ১৬৩ " পারা-১১ 


0 


৫৫ 
৫৫ 


ও 
eo 
রর 
$ 
$€ 
র্‌ 
৫ 


১০, 

Xt 

১8 
5 


0 
os 


২ টে উপর হুড রসূল ss চি ১৩৫৬৫ 
৯7 2. 2 ৩.৪ 3, 32242 রর ডে 2 ৬৬৫ 
12% ৬৬ © 9৮) ০১৮০৪ চর ৮৪১৯ ৮৮৬৮৬ 
. : লে 


তারা অতঃপর মেহেরবান সহানুভূতিশীল ঈমানদারদের তোমাদের 
£ ফিরে যায় যদি সাথে জন্যে কল্যাণকামী 


৬ 


০ 
@ 


৫ 
৫৫ 


1 ১২৮, (লক্ষ্যকর) তোমাদের নিকট একজন রসূল এসেছে, যে তোমাদের মধ্যের একজন। তোমাদের $23 
£ ক্ষতিগ্ৰস্থ হওয়া তার পক্ষে দুঃসহ কষ্টদায়ক, তোমাদের সার্বিক কল্যাণই সে কামনাকারী। ঈমানদার ++ 
{$$ লোকদের জন্য .সে সহানুভূতি সম্পন্ন ও করুণাসিক্ত। ১২৯. এতদ্ব সত্তেও এই লোকেরা যদি তোমার 14514 

1 দিক হতে মুখ ফিরায়, তবে হে নবী, তাদেরকে বলঃ “আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কেউ ' ৫ 
মাবুদ নেই। তাঁরই উপর আমি ভরসা করেছি এবং মহান আরশের তিনিই মালিক।” 2. 


0-0) 
() 


৩, 

8& 

৪৫ ৫৯. 
৪৮৪৮৬৬৬৬৬৬৩ 

OO Om 

৫ 


৫১৫১০ 
coe 
0 
CS 
১০০, 
১ ১8:8৩ 


৫৫ 

৮৫ 

৫১ 
bd 
৫ 


১০ 


০ 
২০, 


Loe 


২১০১৩, 
+৬৬ 
SL 


₹১১ 
৫% 
oe 
ক 
ক 
Cm) 


এ, 


৫, 
১ 


৬৬ 


os 
OO nO 
৬৮৬৬ 


১ 


0 


২৫৫৫ 
৫৫৮ 


$%% 
১%$ 


6০৬, 
ভর 
CS 


$% 


0৫৫006009 
৯ ১৫, 

ডি 

CYS 


7৭ 
৫৫৯ 
রা 


নে 

০ 
৫% 
রর 


6 


৬৩ 
৫ 
৫ 
রর 


৫ 
৫১৫ 
(0) 


0 


সূরা ইউনুস-১০ ১৬৪ পারা- ১১ 


সূরা ইউনুস 


এই সূরার নাম সূরার ৯৮নং আয়াতে উল্লেখিত হযরত ইউনুস (আঃ) এর বর্ণনা হতে গৃহীত 
£ হয়েছে। হযরত ইউনুসের ঘটনার বর্ণনা করা এর একমাত্র বিষয়বস্তু নয় । 


নাযিল হওয়ার স্থান 


% হাদীসের বর্ণনা হতে জানা যায় এবং মূল আলোচ্য বিষয় হতেও এর সমর্থন পাওয়া যায় যে, এই 
{ সম্পূর্ণ সূরাটি মক্কা শরীফেই নাযিল হয়েছে । কেউ কেউ মনে করেন, যে এর কিছু আয়াত রসূল 
£ (সঃ) এর মাদানী জিন্দেগীতে অবতীর্ণ হয়েছে। কিন্তু এটা স্থূল ধারণার ফল। এর বর্ণনার 
১% ধারাবাহিকতা সম্পর্কে চিন্তা করলে পরিস্কার বুঝতে পারা যায় যে, এ বিভিন্ন ভাষণ ও নানা সময়ে 


অবতীর্ণ আয়াত সমূহের কোন সমষ্টি নয়, বরং শুরু হতে শেষ পর্যন্ত একই সুসংজ্ঘবদ্ধ ও পরম্পর 
সংযোজিত ধারাবাহিক ভাষণ ৷ এটা একই সময় নাযিল হয়েছে । আর বিষয়বস্টু হতে প্রমাণিত হয় যে 
এর কথা গুলি মক্কী পর্যায়ে অবর্তীণ কথা । 

নাযিল হওয়ার সময় কাল । 
এ সূরা কবে কোন সময় নাযিল হয়েছে তা কোনো হাদীসের বর্ণনা হতে আমরা জানতে পারি না। 


£ কিন্তু মূল বক্তব্য হতে স্পষ্ট হয় যে, এই সূরা রসূলে করীমের মক্কায় অবস্থানের শেষ পর্যায়ে নাযিল 
১৫% হয়ে থাকবে । কেননা এর বাচন ভংগি হতে স্পষ্ট অনুভূত হয় যে, এই সময় ইসলামী দাওয়াতের 
 বিরুদ্ধবাদীদের বিরুদ্ধতা এবং তার প্রতিরোধ প্রবল আকার ধারণা করেছে। তারা নবী ও নবীর 

%& অনুসারীদের অস্তিত্ব পর্যন্তও নিজেদের মধ্যে বরদাস্তত্‌ করতে প্রস্তুত নয়। তারা কোনরূপ উপদেশ- 
£৫ নসীহতের ফলে সত্যের পথে ফিরে আসবে তাদের সম্পর্কে এমন কোন আশাই পোষণ করা যায়না । 


৫ কাজেই নবীকে চূড়ান্ত ও শেষ বারের মত প্রত্যাখ্যান করার অনিবার্য পূরিণাম সম্পর্কে তাদেরকে 


{ সাবধান করে দেওয়ার সময় এখন উপস্থিত । আলোচ্য বিষয়ের এই বৈশিষ্ট্য-বিশেষতৃই এমন, যা 
{ হতে মক্কার শেষ পর্যায়ের সঙ্গে সম্পর্কিত সূরা কোন গুলো, তা আমরা স্পষ্ট বুঝতে ও জানতে 
 পারি। কিন্তু সূরায় হিজরত সম্পর্কেও কোন ইংগিত পাওয়া যায়না । কাজেই হিজরত সম্পর্কে স্পষ্ট 
£ অস্পষ্ট কোনরূপ ইশারা পাওয়া যায় যে সব সূরায় এই সূরা তার পূর্বে নাযিল হয়েছে বলে যনে 
$$ করতে হবে। নাযিল হওয়ার সময়-কাল নির্ধারণের পর এর এঁতিহাসিক পটভুমি বর্ণনার কোন 


তত প্রয়োজন অনুভুত হয়না । কেননা এই পর্যায়ের এঁতিহাসিক পটভূমি সূরা আন'আম ও সূরা আ'রাফ 
৫ ্ এর ভূমিকায় বিশদভাবে উল্লেখ করা হয়েছে। 


বিষয়বস্তু 


{ এই ভাষণটির বিষয়বস্তু হচ্ছে দাওয়াত, বুঝানো, অনুভূতিদান ও সতকঁকিরণ। ভাষণটির সুচনা হয়েছে 
{ এই ভাবেঃ একজন মানুষ নবুয়্যতের পয়গাম পেশ করেছে দেখে লোকেরা আশ্চযাৰিত হয়ে 
পড়েছে, আর শুধু শুধুই তাকে যাদুকর হওয়ার অভিযোগ দিচ্ছে, অথচ সে যে কথা বলছে তাতে না 
₹ আছে আশ্চর্যের কোন কথা, না যাদু ও গণকদারিরই কোন বিষয় তিনি তো তোমাদেরকে দুটো 
অধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অবহিত করছেন। একটি এই যে, যে আল্লাহ এই বিশ্ব-নিখিলের সৃষ্টিকর্তা 
% এবং কার্ধতঃ তিনিই এর ব্যবস্থাপনা করছেন, কেবল তিনিই তোমাদের মালিক এবং একমাত্র 


০০০০১৭০০০২১ 
৬৬৯৪৬৬৬৬৬৬৬ 
EXCL) 000.0৫৫0. 
৫১৫১১ ২১০০৫, ৫১ Oo ১ 
৬৬৬৬৬৬৯৬৯৮৪ 
CANA) ডি LAA) 


১ 


৫৯, 
ডক 
৫ 
এ 
১৫, 


৫ 
$ 
৫ 


টী 


১ 
তি, 
৬ 
৫ 
৫ 


৫ 


৫৫৫ 

CLLR 

টড: 
৬৬ 
0 


তারই অধিকার যে, ইবাদত কেবল তাঁরই করতে হবে। আর দ্বিতীয় এই যে, বর্তমান বৈষয়িক 1 
জীবনের পর জীবনের আর একটি পর্যায় অনিবার্ধরূপে আসবে, যখন তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা ( 
হবে। তোমাদের বর্তমান জীবনের সমগ্র কার্ধাবলীর হিসাব নিকাশ নেয়া হবে এবং তোমরা ( 
আল্লাহকেই নিজেদের মুনিব রূপে মেনে নিয়ে তারই মর্জী অনুসারে নেক আমল করেছ কিংবা £ 
বিপরীত কাজ করেছ এই দৃষ্টিতেই তোমাকে পুরস্কার বা শাস্তি দান করা হবে । নবী এই দুটি মহাসত্য ( 
তোমাদের সন্মুখে পেশ করছেন, তোমরা মান আর নাই মান, এ স্বতঃই অকাট্য সত্য ও অনস্বীকার্য । ( 
তিনি মেনে নেবার জন্যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছেন এবং এই আলোকে নিজেদের জীবনকে ( 
সঠিকভাবে গড়ে তুলবার জন্যে বলেছেন। তার এই দাওয়াত তোমারা কবুল করে নিলে তোমাদের ! 
পরিণাম উত্তম ও কল্যাণকর হবে; অন্যথায় নিজেরাই অত্যন্ত মারাত্মক পরিণতির সম্মুখীন হবে । 
এই প্রাথমিক আলোচনার পর নিন্মলিখিত দিক ও বিষয়াদি সম্পর্কে আলোচনা পর্যায্রমে আমাদের ! 
সামনে আসেঃ 
১. এমন সব দলীল প্রমাণ, যা মূর্থতামূলক অন্ধ বিদ্বেষে নিমজ্জিত নয় এমন সব লোকের মন ও { 
বিবেককে আল্লাহর একমাত্র রব হওয়ার ও পরকালীন জীবনের অনিবার্ধতা সম্পর্কে দৃঢ় বিশ্বাসী বানাতে £ 
পারে; যারা বিতর্কে জয় পরাজয়ের দিকে খেয়াল না করে নিজে ভুল দৃষ্টিভংগী ও খারাব পরিণাম হতে | 
* আত্মরক্ষা করতে চাইবে তাদের মনেও গভীর প্রীতি জন্মাতে পারে। 
২. যেসব ভুল ধারনা ও গাফিলতি তওহীদ ও পরকাল বিশ্বাসের আকিদাহ গ্রহণের প্রতিবন্ধক হচ্ছিল (৫৫ 
এবং সব সময যা প্রতিবন্ধক হয়ে থাকে এই আলোচনায় তা দূরীভূত করা হয়েছে এবং সংশ্লিষ্ট (৫ 
সকলকে সে বিষয়ে সতর্ক করে তোলা হয়েছে । { 
৩. হযরত মুহাম্মদ (সঃ) এর নবী ও রসূল হওয়া এবং তার উপস্থাপতি পয়গাম সম্পর্কে যেসব সন্দেহ ( 
পেশ করা হত, এবং যেসব আপত্তি উত্থাপন করা হত, এই আলোচনায় তার জওয়াব দেওয়া হয়েছে। ( 
8. জীবনের পরববর্তী পর্যায়ে যাকিছু ঘটবে তার অধিম খবর এই সূরায় বর্নিত হয়েছে; যেন মানুষ ( 
হুশিয়ার ও সতর্ক হয়ে নিজেদের বর্তমান কার্যকলাপ সঠিকভাবে সম্পন্ন করতে পারে এবং শেষে যেন $$$ 
সেজন্য অনুতাপ করতে না হয়। € 

৫. এই বিষয়ে সতর্ককরণ করা হয়েছে যে, বর্তমান জীবন আসলে পরীক্ষার জীবন, এবং এই দুনিয়ার { 
আয়ু থাকা পর্যন্তই এই পরীক্ষার জন্য দেওয়া সময় ও অবকাশ । এই সময়কে বিনষ্ট করলে ও নবীর | 
হেদয়াত গ্রহণ করে পরীক্ষায় সাফল্য লাভের ব্যবস্থা এখনই করে না নিলে তা করার আর কোন সময় ( 
$" কখনই পাওয়া যাবে না এই নবী এবং এই কুরআনের সাহায্যে প্রকৃত জ্ঞান তোমাদের নিকট ( 
পৌছানো এমন একটি সর্বোত্তম ব্যবস্থা ও সুযোগ যা তোমরা এখন লাভ করছ। এখনই যদি এই | 
সুযোগ গ্রহণ কর, যদি এই ব্যবস্থা দ্বারা পূর্ণ ফায়দা লাভ না কর, তাহলে পরবর্তী চিরন্তন জীবনে ( 

$ চিরদিনের জন্যে তোমাদেরকে অনুতাপ করতে হবে। | KY 
৬. আল্লাহর দেওয়া হেদায়াতের বিধান গ্রহন না করে জীবন যাপন করার কারণেই যেসব প্রকাশ্য (৫ 
মূর্খতা ও গোমরাহী লোকদের জীবনে প্রবল হয়ে উঠেছিল, এই সূরায় সেই দিকে ইংগিত ও ইশারা ( 
করা হয়েছে। 
এই পর্যায়ে হযরত নূহ (আঃ) এর ঘটনা সংক্ষেপে এবং হযরত মূসা (আঃ) ঘটনা সবিস্তারে বর্ণনা ( 
?% করা হয়েছে; এ হতে চারটি কথা মন মগজে বদ্ধমূল করে দেয়াই উদ্দেশ্য। প্রথম এই যে, হযরত 0 
মুহাম্মদ (সঃ) এর সংগে তোমরা যেরূপ ব্যবহার করছ, তা ঠিক হযরত নূহ ও মূসা (আঃ) এর ( 


১৫) 


$€ ৩ 


৮৬৪৬৬ 
$ 
4 


? সংগে তোমাদের পূর্ববর্তী লোকদের করা আচরণ ও ব্যবহারের অনুরূপ । নিশ্চিত জেনো, এরূপ 
1 আচরণের যে পরিণাম তারা ভোগকরেছে তোমরাও অনুরূপ পরিণাম অবশ্যই দেখতে পাবে। দ্বিতীয় 
১ এই যে, হযরত মুহাম্মদ (সঃ) এবং তার সংগী সাথীগণকে এখন তোমরা যেরূপ দূর্বল ও দুরবস্থায় 
) লিপ্ত দেখতে পাও, তাতে মনে করোনা যে, চিরদিনই তাদের অবস্থা এরূপ থাকেব । তোমরা তো 
? জানো তাদের পশ্চাতে সেই আল্লাহই তাদের পৃষ্টপোষক রয়েছেন, যিনি ছিলেন মূসা ও হারুনের 
) পশ্চাতে ৷ এবং তিনি এমনভাবে অবস্থার অনিবার্য ধারাবাহিকতাকে উল্টে দেন যা কারো দৃষ্টিতেই 
পড়বার নয় । তৃতীয় এই যে, সতর্ক ও সংযত হওয়ার জন্যে আল্লাহতা'আলা তোমাদের যে, অবকাশ 
দিচ্ছেন তোমরা যদি তা বিনষ্ট ও নিক্ষল করে দাও, আর ফিরাউনের ন্যায় আল্লাহর পাকড়াওতে পড়ে 
1 শেষ মৃহূর্তে তওবা কর, তবে নিশ্চই মাফ করা হবে না। আর চতুর্থ এই যে, যারা হযরত মুহাশ্মাদ 
) (সঃ) এর প্রতি ঈমান এনেছিল, তারা যেন বিপরীত অবস্থা ও পরিবেশের কঠোরতা ও তার 
1 সুকাবিলায় নিজেদের অসহায়তা দেখে নিরাশাগ্রস্ত হয়ে না পড়ে এবং এই অবস্থায়ও কিভাবে দ্বীনের 
1 কাজ করতে হবে, তা যেন তারা ভালোভারে বুঝে নেয় । এ বিষয়েও তাদের সাবধান হতে হবে যে, 
? আল্লাহতা'আলা যখন তার নিজ অনুগ্রহে এ অবস্থা হতে তাদেরকে মুক্তি দান করবেন । তখন যেন 
| তারা বনী ইসরাঈলের লোকরা মিশর হতে মুক্তি পেয়ে যেমন করেছিল, তারা সেরূপ আচরণ 
৫9% অবলম্বন না করে। শেষ ভাগে ঘোষণা করা হয়েছে যে, আল্লাহতা'আলা যে আকীদা ও আদর্শ 
) অনুসারে চলবার জন্যে তার নবীকে নির্দেশ দিয়েছেন, তাতে বিন্দুমাত্র পরিবর্তন করার প্রশ্নও উঠতে 

2 পারে না। এই আকীদা ও আদর্শ যে লোকই গ্রহন করবে সে নিজেরই কল্যাণ করবে, আর যে তা 
£%৫ পরিত্যাগ করে ভ্রান্ত পথে চলবে সে নিজেরই খারাব পরিণাম ডেকে আনবে। 


bt 
bt 
6 


৫০১৫ 
bbe 
৬৬৬ 
৫ 


0 


$খ 
০ 


রে 
৫৫) 
$5৫ 


১ 


১ 
be 
bd 


পে, 
্$ 


১০৫১, 
Cp) 
টি 


৫৯ 


৩, 


১ 


ORO 
৫ 
৫ 


০. 


0 


0 
ক 
ডি 
0 


0 


৫৯ 
নী 
৮ 
$ 


৬. 


$$ 


৫১ 

ও 

চি 
9 


0 


৫ 


৫, 
৮৩ 
০৮০৮৩, 
000 
KX 


৫৫ 


ক 


0) 


১ 


৫১ 


৫ 
৫ 


CLL 


QO 


81 
টু 


৬৪ 


৫ 
$$ 


4০, 


৫ 


১৬ 


$$$ সূরা ইউনুস-১০ ১৬৭ পারা-১১ 25? 
Com) 


০ 
টি 


| 
রর 
0 
০ 
2% 
৬৫ 


০ 


PA 4) 


১৪৪০ Ese GR ETI ৫১০১ দন ক 
এগার তার রুকু মন্ধী ইউনুস সূরা (১০) একশত নয় তার 
আয়াত (সংখ্যা 


১ 


১$ 

টি 

টির 
COLL SPY 


১১০৮৩, 


১ 


0 


৪৬৬ 
৮৬৬ 
৯ 
১৩১৮০০৮৩৪৫১, 


১ 
+ 
১ 


১৫৫১৫ 


১, 


ৃ প্র রর ANAS ১৮ ৬ 2)! PAL fi 
2 ০১৩ ০81 0 KE) ৩ =| 
১ আশ্চৰ্য- লোকদের হয়েছেকি যো) (এমন) আয়াতগুলো এই  আলিফ- 
জ্ঞান গর্ভ কিতাবের লাম-রা 


ক 
কী 
৫ 
ক 


১০) 


ক 
৫ 


৩, 


ক 
৫. 


০, 


এ 
ও 


=) 
4 
$% 
ক 
ভভ 


টি 
এ, 


৫০৫ 
রে 


0 


bY) 
$ 
৫ 


৫, 


০১৫০ 


৫৫ 
১ 


পদ তাদের জনে যে ঈমান (তাদেরকে) সুসংবাদ 


(মর্যাদা) রয়েছে আনে যারা দাও 
1 


5249614 41 4 পা ৩৬খ১।শোঠ AN 
০0০8 2৮4 1৩561 ৩১৮০ UU 
সুস্পষ্ট অবশ্যই এই ' নিশ্চয়ই কাফেররা (এ কথায়) 
যাদুকর ব্যক্তি) বলেছে 


& 
© 
ক 


ও 
OOOO 
৫ € 
3288 


0 
0 


৬ 
$ 
৪৬ 


০৪৮ 
0০৫৩ 
0-০-৫৫৫৫ 
৪৬৬৬৬ 


১৩ 


} ১. আলিফ লা-য-রা; এ সেই কিতারের আয়াত , যা জ্ঞান-গর্ভও হেকমতপূর্ণ। ২. লোকদের জন্য কি 
এ এক আশ্চর্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে, আমরা তাদের মধ্য হতেই এক ব্যক্তিকে অহী পাঠালাম 
1 যে, (গাফ্লতে পড়ে থাকা) লোকদেরকে সজাগ করে দাও। আর যারা মেনে নিবে, তাদেরকে সুসংবাদ $৫৫ 
| দাও যে, তাদের জন্য তাদের আল্লাহর নিকট, সত্যকার ইয্যৎ ও মর্যাদা রয়েছে? (এই কথার উপরই) $$$ 
$ কাফেররা বলেছে যে, এই ব্যক্তিতো প্রকাশ্য যাদুকর) । 


৫9 
৭১, 


৫ 


৫ 


৩, 


১৩ 
০, 


০. 
০, 
৬ 


CO 
৩, 
১৩, 


৫ 
fl) 
© 
০ 


0 


২০ 


০১৩ 
টি 
CO 


২০, 
১, 


ক 
কও 


০, 


9, 
০, 


0 
৫ 


১০ 


১ 
0 


0) 

) ১. নবী করীম (সঃকে তারা এই অর্থে যাদুকর বলতো যে, যে ব্যক্তিই কুরআন শ্রবণ করে ও তার 
প্রচারে প্রভাবিত হয়ে ঈমান আনতো সে জীবন পণ করতে, সমস্ত দুনিয়া থেকে বিছিন্ন হয়ে যেতে ও সব 
রকমের মুসিবৎ সহ্য করতে প্রস্তুত হয়ে যেতো। 


১ 


© 


১ 


© 
১৯, 
@ 


২০ 


১, 


১০. 


৩৮০৪৮, 
১৯ 
৬৩ 
$$৬ 


০১৮, 
৩: 


ক 
১ 


৫১৮৫ 
৫ 


bd 


টি 
১৫ ১ 


0 

৬৬ 

0S 
১০ 
> 


৯ 
oe 


ডি 
১, 
৫ 
$$ 
২০১) 


%২ 
bd 
@ 
> 
বডি 
৫ 


৫ 
৫৫৫ 
CL 
0.0.0 
(2S 
৫৫৫০ 


টু 
৫৯ 


ORS 
৫ 
POO 
$+% 
ও 


ঢু 
১০ 


> (nO mn Om ০০, 
8৬6৪5 
5৫৬৬৪ %৪৬ 
০০৭১৯৭১৯৭১০ 
৪৪৬৫৬ 
1৫৫84 
১৫১৫৫ nO nO nO nO nt ৯, 


<> 

রর 
CRS 
He 
ক 


188 
OOOO 


সূরা ইউনুস-১০ ১৬৮ পারা-১১ « 


LE 


20 ৩০৭ 2 ০৮০ GE GH hl (৩) 


রতি 
মধ্যে যহীনকে ও আসমান- সৃষ্টি যিনি (সেই) তোমাদের নিশ্চয়ই 


সমূহকে করেছেন আল্লাহ্‌ রব 
(34232 ৮ পাকি 2 1৮ 2 £2 ৮৫ 
৩ ৮০০ 52 ০৮ ও Sal BY Ss 
নাই সকল সম্পন্ন আরশের উপর সমাসীন এরপর দিনে ছয়টি 
বিষয়) করেছেন হয়েছেন 


লা ৮4 24 


৪ H 2 2/2 রে 2,4 5 
$/ 201 PS ১১১৮ ১৪ 8৮ 25 59 


তোমাদের আল্লাহ তিনিই তর অনুমতির. পরে তবে 'সুপারিশকারী কোন 
রব (সেটা অন্য কথা) (কেউ সুপারিশ করলে) 

৫৩১ ডার্টি 5 I bd 2 HN 

4৫ 382 এত) 90৮5 SST 5৩৫৪৩ 

সকলেরই ' তোমাদের “ভীরহই তোমরা শিক্ষা তবুকি তারই অতএব 

প্রত্যাবর্তনহবে দিকে গ্রহণকরবে না তোমরা ইবাদত কর 

৫748 EA 42 পা৩৮ 

৫ ৬৩ ০ GY ডি 4 85 4 SS 


তারপুনরা্ন অতঃপর সৃষ্টিকে প্রথম নিশ্চয়ই যথাযথ আল্লাহর (এটা) 
১৬৪ করবেন অস্তিত্বে আনেন তিনি ওয়াদা 


Cd 5 ৮৬১৪০ 5০৯৮০] 1৮ 5 Ba Co 
ইনসাফের * কাজ ও ঈমান টি 
সাথে করেছে এনেছে 


৪. টি Br CLC a7 34 GO নি 
9 | 
৩ | শ্া৬ ১ ০৮ Se ৬ 5s 
একারণে শান্তি ও 
যা 


৩. বস্তুতঃ সেই আল্লাহই তোমাদের রব, যিনি আসমান ও যমীন কে ছয়টি দিনে সৃষ্টি করেছেন, পরে 
সিংহাসনে আসীন হয়েছেন এবং বিশ্বলোকের পরিচালনা করছেন। সুপারিশ ও শাফায়াতকারী কেউ নেই, 
তবে যদি আল্লাহর অনুমতির পর শাফায়াত করে (তবে অন্য কথা)। এই আল্লাহই তোমাদের রব। 
অতএব তাঁরাই ইবাদত করো। তবুও কি তোমরা শিক্ষা নেবে নাঃ ৪. তাঁর নিকটই তোমাদের 
সকলকেই ফিরে যেতে হবে। এটা আল্লাহর পাক্কা ওয়াদা। নিঃসন্দেহে সৃষ্টির সুচনা তিনিই করেন, পরে 
তিনিই আবার সৃষ্টি করবেন। যেন যারা ঈমান আনল ও নেক আমল করল তাদেরকে পূর্ণ ইনসাফের 
সাথে পুরফার দিতে পারেন। আর যারা কুফরীর নীতি গ্রহণ করল, তারা উত্তপ্ত পানি পান করবে ও কঠিন 
পীড়াদায়ক আযাব ভোগ করবে- তাদের সত্য অমান্য করার প্রতিফল হিসেবে। 


© 
b&b 

9 
(6৫ 


১৩, 


0 


৫১৫৯ 
৪৫ 
১৮ 
১ 


CRY 


OAPI 
৬৬৬৮৫৬৫ 
৯৬৬ 
৪০৬৬৫ 
৫১ ৫, 


(১ 


৫১ 
০ 
& 
৫ 
৪ 


> 
৫90 
€$ 
0 


১, ৩৫১৭৯ mC mC) 
কক 
০১৫১৫ ০০০০৫ 
৮৪৮৮৮৮৬ 
চ৮৬৪৬৪৬, 
Comm 


১০, 


৫ 


৮০০৫ 
LLL 
কউ 

৫০৫১ 


রি 
৮৫ 


০১৫৯৫ 
16৮৮৬ 
% 

0 


0, 
২০, 


১ 
$$ 


১, 


২ 


৫ 
8০ 
৫১ 
bl 
৫ 
১, 


৫১ 
8 
পি 


ক 
৫ 
৫১ 


৮ 


=> 

SE 
oo 
৬ 


১৯, 


oe 
৩৩ 
রর 
২৩, 


২০ 

টি 
৮ 
9‘ 
© 


০ 
৫ 


& 
১৫ 


কী 


OO 
৫৬ টি 
১8 
= NO 
CS 


(১৫৯৫৯ 

oe 
0 

KAN 


২, 
১৫. 


Om) 
++ 
কি 
oO 
৫ 
রি 


একী, 
৫৫ 


২০, 
৫ 


৬১, 


১. 
2 
( 


০০০০৮, 
$৫$ 
$%$ 
+ ১৯, 
৫১৫ 


১ 


১ 


সূরা ইউনুস-১০ ১৬৯ পারা-১১ (৫ 


০, 
০, 


bt 


CO 
৫ 
& 
$$ 
১০, 


RATE 


৮9৬৩ 3 
তার নির্দিষ্ট ও আলোক চাঁদকে 


করেছেন ময় বিশিষ্ট (আল্লাহ) $৫ 

44৫1 র্ঁ 2৮ তর ৫6১৫) ৩৫6 ৮1৫৫ | YX 

৬৬৬৩ ১০০। 2 ৯৯ 2৩৬ চি OI BE 
বছরগুলোর 


সৃষ্টি নাই (তারিখের ও গণনা যেন হোস-বৃদ্ধির) : 


8 
0 


টু 
$ 
সই 
বু 
৮১৯২ 
নু নং 
« 
El N 
Ze 
NN 
: N 
৭৬ 
Ne 
E23 
Es ২ 
৮১ 
5৮৫ 
০.৫০.৩. 
0৩:৫৫: 
0০06 
৬৬৬৬৬ 


৫ 


৫ 


ক 


রং 
££: es 2426 2 । টি টা রর ও (2 
£ঠ০র্ণ 2 22 ॥ 5] ৬ পর্ন ৬ রত 
9০১৪৯) 5২৯ ৪৪ GAIL 8 ৬১ & 
(যারা) লোকদের নিদর্শন বিশদ যথাযথ ব্যতীত এসব আল্লাহ (৫ 
জ্ঞান রাখে জন্যে গুলোকে করেন উদ্দেশ্য) (4 


রর রর রর ও 2 খু ৫ 
১9৩০1 5 ০34 ০১৯৩৯। ৬ ৩৫ 
ও 


দিনের ও রাতের পরিবর্তনে মধ্যে নিশ্চয়ই | 
0 


(রয়েছে) 22242 

রত ১১৫৫ 2৫5 1৮ 0 ৭ Pd হং ti 4% | CLR 

০8৫ 52 oS BS on EEE 

যারা নিশ্চয়ই [যারা ভুল দৃষ্টি. লোকদের অবশ্যই পৃথিবীর ও আসমান 1: 
'ভঙ্গি হতে)বেচেচলে জন্যে নিদর্শনসমূহ সমূহের | £8 

৬৬৬ 


0 


0 

১০ 
১ 

৫ 


১, 
১ 


ও / NDIA ১৫৫ MEL, ৫১৮৮ শা! 
80৮ 2 GN Hedy 92 ৩9৩ Own SIE 
নিশ্চিত এবং দুনিয়ার জীবন পরিতৃপ্ত ও আমাদের আশারাখে না $$$ 
হয়েছে নিয়ে হয়েছে সাক্ষাতের 223 
YW ৮7১৮12111৩৫ 323 পরত ৫ 0৩8 
০৫89৮ gl of ১ 580 5 
গাফেল আমাদের হতে তারাই (এমন। এবং তাতে ' 
নিদর্শনগুলো যারা 


৫. তিনিই সূর্যকে উজ্জ্বল ভাস্বর বানিয়েছেন, চন্ত্রকে দিয়েছেন দীন্তি। এবং চন্দ হ্রাস-বৃদ্ধি লাভের এমন | 
সব মনযিল ঠিক ঠিক ভাবে নির্ধারিত করে দিয়েছেন, যার ফলে তোমরা তারই সাহায্যে বৎসর ও ! 
তারিখ সমূহের হিসাবে জেনে নাও। আল্লাহতা"আঙ্গা এই সব কিছু (খেলার ছলে লয়, বরং) স্পষ্ট ( 
উদ্দেশ্য সম্পন্ন করে সৃষ্টি করেছেন। তিনি তাঁর নিদর্শনসমূহ একটি একটি করে সুস্পষ্টর্ূপে পেশ ( 
করছেন- তাদের জন্য, যারা জ্ঞানবান। ৬. নিশ্চিতই রাত ও দিনের আবর্তনে, আর আসমান ও যমীনে | 
আল্লাহতাআলা যত জিনিসই সৃষ্টি করেছেন তার প্রত্যেকটি জিনিসে নিদর্শন সমূহ রয়েছে সেই লোকদের ৫ 
জন্য, যারা (ভুল দৃষ্টিভঙ্গী ও ভুল আচরণ হতে) আত্মরক্ষা করতে চায়২। ৭. সত্যকথা এই যে যারা | 
আমার সাক্ষাৎ লাভের আশা পোষণ করেনা, আর দুনিযার জীবন পেয়েই সন্তুষ্ট ও নিশ্চিন্ত হয়েছে, তারা 14 


১০ ৬ 


১৫১ 
১৫ 


OO nO a 
৫৫ 


২. অর্থাৎ এই সমস্ত নিদর্শন থেকে মাত্র সেই সব লোক প্রকৃত সত্যে পৌছাতে পারে যাদের মধ্যে এসব ! 
গুণাবলী বর্তমানঃ (১) সে মূর্খতামূলক সংস্কার হতে মুক্ত থেকে জ্ঞান অর্জনের যেসব উপায়-উপকরণ | 
আল্লাহতা'আলা মানুষকে দান করেছেন সেগুলি ব্যবহার করবে। (২) ভ্রান্তি হতে মুক্ত হয়ে সঠিক পথ । 
অবলম্বন করার বাসনা তাদের মধ্যে বর্তমান থাকবে। ৯৯৪৪ 


৫, 
কী 


৫১১১ এ, ৫ 6১৫১ 
৪৪৪৬৮৬৯৮৬৬৫ 


০১-৫১-৫১৫০ 
কিক 


< ০০১৩০০৩১১১১ 
ক$৬৬৬৬৬৬8৮5$৬৮৬৬ 


১ 


সূরা ইউনুস-১০ ১৭০ পারা-১১ 


৫5 লা I A STH 
যারা - নিশ্চয়ই 9০57 জাহান্নাম তাদের এসব 


৩০৮ 2 ৩৫ রন শ্রী পা পা TRL 
96 dy 5 PELE ৩৯১০) 1৩ 5৮21 
প্রবাহিত তাদের ঈমানের তাদের তাদেরকে সৎপথে নেকীর কাজ ও ঈমান 
হ্য় কারণে রব পরিচালিত করবেন করেছে এনেছে 
পর ৩৩ 13৮ 3৯৭ 8126 PL ৩ 
9 ০4555 OH AS UIE LER 5? 
তার তাদের ধ্বনি নিয়ামতপূর্ণ জান্নাতের মধ্যে ৬ তাদের পাদদেশে 
মধ্যে (হবে) 


32 124 Pos) HV Did [রা 22920 4% Wb ৫ যি 37 

2 >| 5 5 টে পতা 2 ৫4) টর্চ 

তাদের শেষ এবং সালাম [বর্ধিত তার হি ও হেআন্লাহ তুমি পবিত্র 
(হবে) হোক। মধ্যে অভিবাদন (হবে) 

24 Huds 3d € 32412 w রর এ এ Ld 

০০১ (৮4 016৮ W HY MO) 


তাদের তাদের অবশ্যই দুনিয়ার) (যেমন) অকল্যাণ ৬ 
মেয়াদ প্রতি পুরা হয়েযেত কল্যাণের তারা তৃরিত চায় 
* (334374 ৬1৮215 20 1323230 wd 4 
2০০৮৯ GEE 0. 67৬, Ox NY 025০ 3 
উদ্ভ্রান্ত হয়ে তাদের রি আমাদের আশার না ০ 
ফিরতে বিদ্রোহীতার সাক্ষাতের খে যারা ছেড়ে দিয়েছি 


৮. তাদের শেষ পরিণাম হবে জাহান্নাম- সেই সব খারাব কাজের প্রতিফল হিসেবে যা তারা 
(নিজেদের ভুল আকীদা ও ভ্রান্ত কর্ম-নীতির কারণে) করতেছিল। ৯. আর এও অনস্বীকার্য যে, যারা 
ঈমান এনেছে (অর্থাৎ এই কিতাবে পেশ করা যাবতীয় সত্য গ্রহণ করেছে) এবং নেক আমল করতে 
নি"আমতে পরিপূর্ণ জান্যৃতে, তাদের তলদেশে নদ-নদী প্রবহমান হবে। ১০. সেখানে তাদের ধ্বনি 
হবেঃ “পবিত্র তুমি হে আল্লাহ” । তাদের দোয়া হবে "শান্তি বর্ষিত হোক”। আর তাদের সকল কথার 
সমাপ্তি হবে এ কথাঃ “সমস্ত তা'রীফ প্রশংসা রবুলআ'লামীন আল্লাহর জন্যই নির্দিষ্ট। ব্রস্কু-২. 
১১, আল্লাহ যদি লোকদের সাথে খারাব ব্যবহার ও তাড়াহুড়া করতেন, যতটা তারা দুনিয়ার কল্যাণ 
লাভের ব্যাপারে তাড়াহুড়া করতে থাকে, তা হলে তাদের কাজ করার অবকাশ কবেই না খতম করে 
দেওয়া হত, (কিন্তু এ আমাদের রীতি নয়), এই জন্যে আমরা তাদের - যারা আমাদের সাথে সাক্ষাৎ 
লাভের আশা রাখেনা তাদের বিদ্রোহ ও সীমা-লংঘনমূলক কার্য-তৎপরতায় বিভ্রান্ত ও দিশেহারা 
হওয়ার জন্য ছেড়ে দেই। 


9. 


০৫৮৫ 
0.00 


এ 
৫ 


2S 


0 
৬ 


৫ 
৫ 


১ 


এ > 
৩0.0৫০0 


0 
ডি 


এ, 
৪ 


©) 


০১ 


৫৫ 
৪৬৮৩ 


১৫, 


bd 


২০, 


0 
ঘি 


ক 


৪৬৬ 


$€ 


৫ 
৫ 
১ 


১০, 


১% 


৩, 


0 


0 


০, 


৮১৯ ১, 
(22722 
ঙ 


১৫, 


৫ 
00 


০০১০, 
১ 


উড 
ডি 


চিড়ে 
৫১৫১ ২০১ 
FOO 


1৬ 
৬ 


১০, 


১ 


0S 
0 
0 


9 
4 
SoG 


CY) 
00 
KAA 


১9.9. 
KAM 


৬) 


৫ 
4 


০ 
১, 


0৫০০.০৩ 


0 


২৩, 


০ 


৮৩, 


স্& 


C=O 


0 


১০, 


৫৪৮৯৬ 


(১ 


$$$ সূরা ইউনূস ১৭১ 


# 12:24 পিত্ত AAA AHA 

1৩51 iY v2 ৮০) ০১০৯) 

বসে বা তারা পার্থের উপর আমাদেরকে দুঃখ-দৈন্য মানুষকে 
(অর্থাৎ শুয়ে) ডাকে (দিয়ে) 


৬ 2 2র্ট dU ৫142 27 N24 NATE 2 “Zz 
৬৬৫ (6 52 6675 226 CLT CH ও 
আমাদেরকে যেন সেচলে তার তার আমরা অতঃপর দার্ডিয়ৈ বা 
ডাকেই নাই (এমনভাবে) দুঃখ-দৈন্য থেকে দূররি যখন 


১ 

৮৮ 
হি 
৫১৫১৫১৫০৫১১ 


২০, 


৫৬ 
৪৪৩৬. 


৯ 


স্৫$ 


০, 


৬ তারা কাজ AS যা সীমালংঘন- সুশোভিত করা এভাবে তা যখন “ই 
$৫৮৬৬ / 
৬৬৬ উপ জন্যে হয়েছে লেগেছিল (সময়ে) 


LLL A ১5 { ৫4 (2): ৮১7 24,4. 
৫১৫১৫ টি 
28৫. ৪ 1১০1 ডি টি ৬০ (০৪১2) [৫681 ৩৪ 
$৫৫৫৫ ও  তারাযুলম যখন তোমাদের পূর্বেও জাতিগুলিকে মা ধ্বংল নিশ্চয়ই এবং 
$$$ করেছিল 

ed ier 1334 32 ১১ শা 
$$ 2৬ » 78 2৫ ee 2 A ৩০৪৮৬ 28228 ( 
এভাবে ঈমান আনার? তারা না এবং রা তাদের EASE 


> 


ত -£ £ রর 22 
EEE BS 2৬ নি ০০১৮ 4) ৮ 


$৮৫ $$ পরাধী আমরা 


067৫ ২৫৮৫০ EY 2 (১৪ ১ 
$$$ ৬০ ০ (০5) 3 
পু তোমরা কাজকর কেমন দেখি যেন তাদের রর পৃথিবীর মধ্যে 
৬. আমরা 


হি ১২. মানুষের অবস্থা এই যে, যখন তার উপর কোন কঠিন সময় এসে উপস্থিত হয়, তখন দাঁড়িয়ে, 


$$$ বসে ও শায়িত অবস্থায় আমাদের ডাকে। কিন্তু আমরা যখন তার বিপদ দূর করে দেই, তখন সে 
22. এমন ভাবে চলে যায় যে, মনে হয় সে তার কোন দুঃসময়ে আমাদের ডাকেই নি। এই ধরনের সীমা- 
$$$ লংঘনকারী লোকদের জন্য তাদের কার্যকলাপ চাকচিক্যময় বানিয়ে দেয়া হয়েছে। ১৩. হে লোকেরা, 


*$$% তোমাদের পূর্ববর্তী জাতিগুলিকেও আমরা ধ্বংস করে দিয়েছি, যখন তারা যুলুমের আচরণ অবলম্বন 


$$$ করেছে এবং তাদের প্রতি প্রেরিত নবী -রসূলগণ তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে আসল; কিন্তু 
$$$ তারা আদৌ ঈমান আনল না। এভাবেই আমরা পাপী ও অপরাধীদেরকে তাদের পাপ-অপরাধের 
$৫ প্রতিফল দিয়ে থাকি। ১৪. এখন তাদের পরে আমরা তোমাদেরকে যমীনে তাদের স্থলাভিষিক্ত 
$$$ করেছি , যেন দেখতে পারি যে, তোমরা কি রকম আমল কর। 

৩. মূলে ‘ ০/2 ' শব্দ ব্যবহৃত হয়েছে। আরবী ভাষায় সাধারণত এর অর্থঃ ‘এক যুগের লোক' কিনু 
(৫ পবিত্ৰ কুরআনে যেরূপ বাকভংগীতে বিভিন্ন স্থানে এই শব্দের ব্যবহার হয়েছে তাতে মনে হয় এদিয়ে 
$$$ নিজ নিজ যুগে সমুন্নত জাতিকে বুঝানো হয়েছে। এরূপ জাতির ধ্বংসের অর্থ অবশ্যস্তাবী রূপে তাদের 
(412 বংশ ধরকে ধ্বংস করে দেয়া বুঝায় না; বরং তাদের উন্নত অবস্থান.থেকে তাদের পতন ঘটানো, 


৫ তাদের সভ্যতা - সংস্কৃতির ধ্বংস হয়ে যাওয়া তাদের বৈশিষ্ট্য ও স্থাতনত্রলষ্ত হওয়া, তাদের বিভিন্ন অংশে 
০১০০৫ 
$$$ খন্ড খন্ড হয়ে অন্যান্য জাতিসমূহের মধ্যে লুপ্ত হয়ে যাওয়া; - এ সমস্তই ধ্বংস-প্রাপ্তির প্রাকরভেদ। 


0.0.00 


y ৩ i ঢ় ,£ ৫৫, t 
EEO HE UCL CS BIASES 


00 
রর 
9, 
0S 
0S 
টি 
কউ 


১৫৬ 
৫৫৫৯ 
$4-৫৫৯ 
$$$% 
১৫১৫৫ 


2S 
তি 
৪৪৬৬৬৬৪৬৬৬৪৪৪৪৯৬৯৫:৪৪৪৬:৪ 


SOS: 
৪ 
Cm 
242 
2275 
LPS 


৬ 


৩, 
0 

$ 

> 


0.0.0.0 

9-0 
S00 
CY 

ক 


৫ 
1১7৫৫ 


১৩ 
$%%% স্থলাভিষিক্ত ১০১০৫ এরপর Eel লোকদের প্রতিফল দেই (44 


{ সূরা ইউনৃস-১০ ১৭২ : পারা-১ ১৪৫২৫ 


ELA 
Le PANE ০০৫ ক) 1 2 এপ 122 < রত 
I ৩৮৬৮ OS 9 Gy ৫০ 1১] এ 
64 রি - 


১৫, 


ন 
বু 
) 
র 
| 
রন 
গু 


> 


" আয়াতগুলোকে নিকট হয় ++ 

(> ২০, 

18 2? we 20 প্রি) Ed 0৫ 2 4) / ৩৪৩৮৭ ৫ 
4০ b 7 সে ৫৬৯ 1 +9}. রি ৮৫ 
৮০৬ sl IMS Bead 1৮৬০ রা | ডঃ pl (odd $$% 

বল তা অথবা এটা ছাড়া কুরআন নিয়ে আমাদের আশা +₹+%৫ 
পরিবর্তন কর (অন্য একটি) আস সাক্ষাতের রাখে $8% 


১৫ 
৫৫ 


৫১১৫০ 

1৬৬৬ 
(৫44 তং 
OO 


১.0 


6 


২ 


রা ৩:৩৯ তত ৩৪ এ ৩৪, ৫৪৫৬ | 


£ 
2 


৮১ 
ন 
এ 


৬, 


৫ 
0 


৫ 
CX) 
0 
9 


১ 


৬ 
ডা 
5 


o> 


উর 
74 
0) 
৬ 
ং 
Cv 
bee 
৫ 
রে 


৯ 


সত 
টি 
এ [ত 
৬৪ 
১ 
$$$ 
৫৫ 
৫৫ 


Ne) 
: 
না 
ব 
a 
ৰা 
টু 


জী 
৫ 
4৫ 


৯ 
BQ 


0 
$$ 
$ 


৪৬ 


> 
ক 
$€ 


১, 
স্ 
ক 
0) 
0 


১ 


৮6৬ 4h HS 5 052 4% 4৫৫ 


রর 
৪ 
3 

| 
০ 
হা 

রী 
বন 
বু 


, S- 
CY 
0-0: 

@« 


৩, 


১ 


তোমাদের আমি অবস্থান অতঃপর তা তোমাদের তিনি না এবং তোমাদের $৬৫৫ 
i মাঝে করেছি নিশ্চয়ই সম্বন্ধে অবহিত করতেন কাছে $$$ 
পে 2৮৩ ৫৫ রান 
০০১৬ ১৩1 ৮৩5 OF Fr $$$ 
তোমার! বিবেক-বুদধি তবুও কি এর পূর্বে একবয়স +৫-$৫ 
কাজে লাগাও না সির 
১4 ১৫. আমাদের স্পষ্ট কথাগুর্লি' যখন তাদের শুনানো হয়, তখন সেই লোকেরা- যারা আমার সাথে ৫ 
শু সাক্ষাতের আশা পোষণ করেনা- বলে যে, “এর পরিবর্তে অপর কোন কুরআন নিয়ে আস, কিংবা. $ 
৯ এতেই কোনরূপ পরিবর্তন সূচিত কর”। হে মুহাম্মদ, তাদের বল, “আমার এই কাজই নয় যে, আমার 
॥ নিজের তরফ হতে তা রদবদল করে নেব। আমি তে! শুধু সেই অহীরই অনুসারী, যা আমার নিকট 
£ পাঠানো হয়। আমি যদি আমার আল্লাহর নাফরমানী করি, তা হলে আমার এক অতি বড় বিভীষিকাময় 
{ দিনের ভয় আছে”। ১৬. আর বল, আল্লাহর ইচ্ছা যদি এরূপ হত তাহলে আমি এই কুরআন 
[ তোমাদেরকে কখনো শুনাতাম না। এবং আল্লাহ তোমাদেরকে এর খবরটুকুও দিতেন না। আমি তো 
এর পূর্বে একটা জীবন-কাল তোমাদের মধ্যে অতিবাহিত করেছি। তোমরা কি বিবেক-বুদ্ধিকে কাজে 
প্রয়োগ করোনা৪ 21” 
১৫ ৪. অর্থাৎ আমি তোমাদের কাছে কোন অপরিচিত ব্যক্তি নই; আমি তোমাদের শহরেই জন্মলাভ 
{ করেছি, তোমাদের মধ্যেই শৈশব থেকে এই বয়স পর্যন্ত পৌছেছি।. তোমরা আমার সমগ্র জীবনের $ 
প্রতি লক্ষ্য রেখে বিশ্বস্ততার সাথে কি এ কথা বলতে পারো যে, এই কুরআন আমার নিজের রচিত 4 
! কিতাব হওয়া সম্ভব? এবং তোমরা কি আমার থেকে এই আশা করতে পারো যে- আমি এত বড় $$ 
1 একটা মিথ্যা কথা বলবো! আমি নিজের মন থেকে কোন কথা গড়ে লোকদের কাছে বলবো যে, এটা থে? 
{ আল্লাহতা:আলার পক্ষ থেকে আমার উপর অবতীর্ণ হয়েছে! ৩ 


<=) 
990.৫ 
১৫০১-3৫ 

(১৫১৫৯ 


৫-$ 
bt 
৫ 
ক 
<? 


১৬ 


> 
oe 
C20 
6 
(> 


OO a0 mm 
ESO 
০৩০৫০৫: 
SOS 


> 
টা 
ee 
উর; 
১৩০) 


৫৫১ 
La 
) 
১ 


Se 

(৯৫ 
৬ 
৬ 

এ, 


© 
0 
৫ 


৫.৫ 
৫১ 

৫৫ 

কী 

কী 

৫ ৫ 


৫) 
১ 


8 সূরা ইউনুস-১০ ১৭৩ পারা-১১ 05 
0.00 63 
৫৬৯ 
$8$-% 


১৫ 
( 

9৫ 
bt 


0 
0 


EAE 22 
৩৬ ঠা তু 
মিথ্যা 
বলে 


৩ পচ টিপা পা ৫১৪১ 2122 AC 
033 3 02৩04 3 905 7০৬ SH 
“ ছাড়া তারা ইবাদত এবং অপরাধীরা সফলকাম না নিশ্চয়ই তাঁর নিদর্শন ( 
করে ৫S 
Add পা 5০০১৮ 
৬১৯৮৫ ১৫০০০ 


তারা বলে এবং তাদের উপকার 
A Bute 


94 


৬ 
bb 
৬ 


৫৩১৫৬ 
OOOO 
©0000 


০, 


ডি 
& 


$১৭. অতঃপর তার অপেক্ষা বড় যালেম আর কে হবে, যে একটি মিথ্যা কথা রচনা করে আল্লাহর নামে চালিয়ে ( 
দেয় কিংবা আল্লাহর কোন সত্যিকার আয়াতকে মিথ্যা বলে ঘোষণ! করে? নিশ্চিত জেনো, পাপী-অপরাধী লোক ( 
কখনই কল্যাণ লাভ করতে পারেনা । ১৮. এই লোকেরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব জিনিসের পৃজা- ( 


র্ 
ূ মত ও পথ রচনা করে নিল; তোমাদের আল্লাহর দিক হতে পূর্বেই যদি একটি কথা সিদ্ধান্ত করে দেয়া না হত, [1454 
$$$ তাহলে যে বিষয়ে তারা পরষ্পরে মতবিরোধ করে তার ফয়সালা অবশ্যই করে দেয়া হত । _ (2? 
১৫. কোন জিনিস আল্লাহতা"আলার জ্ঞানে ন! থাকার অর্থ সে জিনিসের আদৌ অস্তিত্বই না থাকা। কারণ যা ৫92% 
$$$ কিছুর অস্তিত্ব আছে তা আল্লাহর জ্ঞানে আছে। সুপারিশকারীদের আন্তত্বহীনতা সম্পর্কে এখানে অতি সুন্দর কক 
22 সুক্ষভাবে একটি যুক্তি পেশ করা হয়েছে- যমীন ও আসমানের মধ্যে কেউ তোমাদের জন্য আল্লাহতাআলার ৫৫৫৫: 


$$$: কাছে সুপ্রারিশকারী আছে বলে আল্লাহতা’আলা তো জানেন না!। তোমরা আল্লাহকে কোন্‌ সুপারিশকারীদের 09% 
€$-সম্পর্কে খবর দিচ্ছে! ৬. অর্থাৎ আল্লাহতাআলা যদি প্রথমেই এ ফয়সালা না করে জপর গাতায় দেখুন ৮৮৬৬ 


০ alan 


১৩ 


১০, 


৯ 
৩, 


CPO 


0 অন্তর্ভুক্ত তোমাদের আমি তোমরা অতএব আয্যাহ্রই অদৃশ্যের 


৬ 


১) 


8৫১8৫) 43 2৩০0১ 1938 ] 


0 
ক. 
৯৬88. 


ডি 
তি বত তা পিচ 6 স্তর সে টা নী BATE TSE ET TS রী লব লো লীলা সি 


, সাথে রান অপেক্ষ কর ( আছে) (জ্ঞান) 


CY 
হর 


৯, 
চি 


১ 
ভি 
ক 


2 


Lp 


0 


কউ 
OO m0 mC 
2 


২৯, 


৫ 
৮ 


৮ 
2 


Gu £ 9৫১৮৩ ০৫৫০৫ এ Sr A: 
যিনি তিনিই চা 


্ 
Oa, 
ES 


0 
টি 
C2 


এ৯ 


১ 


[ডান কহ 


a) 
১৫, 
ফর 


১ 
১২৯, ১৪: 


৬৫ 
17787 


হও 


৫১৫৯ 


২০ আর তারা এই বলে যে, এই নবীর প্রতি তার আল্লাহর তরফ হতে কোন 
হয়নি? তার জওয়াবে তুমি বলঃ অদৃশ্য জগতের একচ্ছত্র মালিক ও মুখতার এক মাত্র আল্লাহই । ঠিক $$$ 
আছে, তোমরা অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। ক্শ্ক্ুু-৩ ২১. লোকদের $ 
$ অবস্থা এই যে, বিপদের পরে আমরা যখন তাদেরকে রহমতের স্বাদ আস্বাদনের সুযোগ দান করি, £144%- 
তখন তারা সহসাই আমাদের আয়াত ও নির্দশনের ব্যাপারে চালবাজি শুরু করে দেয়৭। তাদেরকে ১৫৫৫৩ 
বলঃ “আল্লাহ তাঁর চাল ও কৌশলে তোমাদের অপেক্ষা অধিক দ্রন্ত।” নিশ্চয়ই আমাদের $4 
ফেরেশতাগণ তোমাদের সকল কুটিল ষড়যন্ত্রকে লিখে রাখছে। ২২. তিনি আল্লাহই, যিনি তোমাদেরকে ১৫৫৫১৫ 
শুষ্কতা ও আদ্রুতার মধ্যে পরিচালনা করেন। এমন কি, তোমরা যখন নৌকায় আরাহণ কর, X 


নিতেন যে ফায়সালা কেয়ামতের দিন হবে তবে এথানেই এ বিষয়ের ফায়সালা করে দেওয়া হতো। 


৭. অর্থাৎ মুসিবত আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। মুসিবত এসে মানুষকে এই চেতনা ও অনুভূতি } 2 
দান করে, যে বাস্তবিক পক্ষে আল্লাহতা’আলা ছাড়া কেউই মুসিবত দূর করতে পারেন না। কিন্তু যখন হর $$ 
মুসিবত দূর হয়ে যায় ও ভাল সময় আসে তখন এরা বলতে "আরম করে- এটা আমাদের উপাস্য 22 
দেবতা ও সুপারিশকারীদের অনুধহের ফল। 8 
৮$$2 

৮৬৯৮৪ 

$$$.উ.উউ: 

না 


৫১ 0) oS ০৫ 

&সূরা ইউনুস-১০ ১৭৫ পারা-১১ হি 
৬৬ 3 

হর প৫ বালা 5 পেঠপর্ত 7 $$ 9 

2 (৬ ৪1৯ রি 62 0 ৫ ) 

LLL ৯৯ 2 Ls 5 ৮1 পর্ত ৩৮১টি 2 2৫2৫2 

4 % তা রত রত ৪৬৬৬ 

2%? (এরপর যখন) তারা ও অনুকূল হাওয়ার তাদের সেগুলো ও $4$৫4% 

৭৮9৫০ A ১৫ 

৫ তার উপর আসে রি আনন্দিত হয় সাথে নিয়ে চলে চর 

২১০৩, 

৪৬৬৬ = ৭ 

RTT 12৭1৫ ও 24 7 92 ১ 

তত. ১ 8৩ ৫ ০৮ ৩৪? পা +৪৫৫ £ 2 TALE $$ 

তত, তারা ও jg সব থেকে তাদের উপর ও ঝড়ো বাতাস, তি 

$$$ ভাবে আসে তং 

2 ATTN AH 43 2 ৪ 2264 YS 

EEO 2 CaS Bl 15 শি bol ৮12 

৫? আনুগত্যকে তারই খালেসকরে আল্লাহকে (তখন) তারা সেসব পরিবেষ্টিত যে তারা £ 

NLL জন্যে ডাকে দিয়ে হয়েছে 

18 ৫৩ ৩5 ৫৫১৮৫ 54 

৫১৫৫০ ঞ রি A পতি তর তত 

৪৬৬ রঃ 29115 বিন ক . 

2৩ Up ০৪. ৬ ০ 2 ৩৫৫1 ৩%৮ 

$% শোকরকারীদের অন্তত্ক্ত আমরা এটা রি আমাদের তুমি  (এইবলে) 

৫ অবশ্যই হব উদ্ধার কর যদি অবশ্যই 

OO চট pz রি 

0 ১১ 124 AL 

(87 5৬ 5 ৪ 2 রে 40142. 

৮৬০ ৮৯ ০2১ ৩ ০৯৪ 2150 rl 

© 

$$$ অন্যায়তাবে পৃথিবীর মধ্যে তারা তখন ১৬ রর টা 

4৩৫৭ 17777 

No) ১ YS 0 ৫ 

$$$ £ ee 22 পট ৮6৮৫৪ Wt ৫তপি ৬৬৬৩ 
CANAAN 

$$ ৩ ৪০ 2০ ৪০ 0০ 6৫ ৬ টা 0 22 

$$ দুনিয়ার জীবনের (ভোগ করেনা তোমাদের (উল্টো তোমাদের ব্কৃতণ লোকেরা হে $%৫+%% 

SELL ১--৬-৬% 

4 আনন্দ- সামী নিজেদের পড়েছে)উপর বিদ্রোহ ক্ষে 2১৩৫৫ 

29৫5৫ 28429 ৫৫ «৫ পু 

Ed 

$8 516০ ৫ EELS ০ 44 ES 

[৫44 তোমরা কাজ-কর্ম আ সৰে তোমাদের তখন তোমাদের জা এরপর 122 

(4 করতেছিলে য়. জানিয়ে দেব আমরা প্রত্যাবর্তন হবে দিকে 8 

৫ $%% 

ডক 

১০১০৩, 


$$$ আর অনুকূল হাওয়ায় আনন্দ-স্ফৃতিতে সফর করতে থাক, আর সহসাই বিপরীতমূখী হওয়া তীব্র হয়ে $$ 


Om mn 
0. 
কক 
$3 


হু আসে চারিদিক হতে- তরংগের আঘাত এসে ধাক্কা দেয়, মুসাফির মনে করে যে, তারা ঝঞ্চায় ৩১৩৩ 
৩১৩০০১৩০১৩৩ 
8? পরিবেষ্টিত হয়ে পড়েছে, তখন তারা সকলেই নিজেদের আনুগত্যকে আল্লাহরই জন্য খালেস করে 1 
তারই নিকট দোয়া করে যে, তুমি যদি আমাদের এই বিপদ হতে রক্ষা কর, তাহলে আমরা কৃতজ্ঞা ও $$$ 
চক শোকর-গুযার বান্দা হয়ে থাকব। ২৩. কিন্তু যখন তিনি তাদেরকে উদ্ধার করেন তখন সেই লোকেরাই { ত 
$ সত্য হতে বিমুখ হয়ে যমীনে বিদ্রোহ করতে শুরু করে। হে লোকেরা, তোমাদের এই বিদ্রোহ উন্টে৷ $$$$$৫ 
তোমাদেরই বিরুদ্ধে পড়েছে। দুনিয়ার জীবন কয়েক দিনের আনন্দ-সাম্রী মাত্র, (ভোগ করে লও); 3:৫৫: 
শেষ পর্যন্ত আমাদের নিকটই তোমাদের ফিরে আসতে হবে। তখন আমরা তোমাদের বলব, তোমরা ১৬৫৫৫ 
৪ LLY 
£$£ কি সব এবং কি ধরনের কাজ-কর্ম করতেছিলে। 9 
৯: ৬ 
৫৯৬ ৪ 
0:৫৫: কিক কক 
0.09 ৬৬৬৩, 


৩. 

) 
0 
&- 
চট 
6 
৫ 
রিং 


০. 
to 
০, 
৩, 


পারা-১১ 


৮ 055 Cy 


জীবনের উদাহরণ প্রকৃতপক্ষে 


(ভোগকরতে) হবে তারা মালিকরা 


১২ 
17 % 1277/4 6৫১৫ NAH 
] ৪ ৮ 0 £ 1৩6০ রবে HAYS র্‌ 2 $$ $ 
) অবস্থিত ছিলই না রে কর্তিত ফসল তা অতঃপর দিনে অথবা রাতে £ 
£$ (কোন ফল৷ নিল) আমরা বানিয়ে দেই 


৬৬. । রা ৭94 / ১ ৬৫ ৬ 
18888 BY 4h 29016 25% ৯) রী: 


৪৬৬৭ 


(255 ডাকেন আল্লাহ আর যারা) চিন্তা লোকদের নিদর্শন বিশদ বর্ণনা এভাবে 


ভাবনা করে জন্মে গুলোকে করি আমরা 
1 24 > EY 

515 3) HS ৮ GC IN Yi 
2S পথের দিকে তিনিই ইচ্ছা যাকে প্থ ও শাস্তির আবাসের দিকে, 
£8: ত্য il ১৪০০৫ 

৮৮৬৬৬ রর 
£৫৩৫ সরল সঠিক 
(1২৬. দুনিয়ার এই জীব , (যার নেশায় মত্ত হয়ে তোমরা আমাদের দেওয়া নিদশনসমূহকে উপেক্ষা ও 


0 
$2 $2 অবজ্ঞা করছ), ভার দৃষ্টান্ত এমন যেন আকাশ হতে আমরা পানি বর্ষণ করলাম, ফলে যমীনের উৎপাদন- 
£8 যা মানুষ ও জন্তু সকলেই খায়- খুব পুঞ্জীভুত হয়ে উঠল। পরে ঠিক সেই সময় যখন যমীন ফসল 
$$$ ভারাক্রান্ত ছিল এবং ক্ষেত-খামারগুলি ছিল শস্য-শ্যামল চাকচিক্যময়, তার মালিকগণ মনে করছিল যে, 8৫ 
(আমরা এখন তা ভোগ করতে সঙ্গম তখন সহসা রাতের বেলা কিংবা দিনের বেলা আমাদের নির্দেশ $999 
££ ১ এসে পৌছিল এবং আমরা তাকে এমনভাবে ধ্বংস করে ফেললাম, যেন কাল সেখানে কিছুই ছিলনা। $ 
$$$ এইভাবেই আমরা নির্দশন সমূহ বিস্তারিতভাবে পেশ করি তাদের জন্য যার চিন্তা-ভাবনা করে ও বুঝতে 
(পারে ! ২৫. (তোমরা এই অস্থায়ী তংগুর জীবনের ধোৌকায় নিমছ্জিত হয়ে রয়েছ), অথচ আল্লাহ 
$$$ তোমাদেরকে শান্তির কেন্দুতূমির দিকে আহবান জানাচ্ছেন৮। (হেদায়াত দান একান্তভাবে আল্লাহর 
22৬ , যাকে তিনি চান সঠিক পথ দেখান। 
$$$ ৮, হু পুথিবীতে তোমাদের সেই জবীবন-যাপন-পদ্ধতির প্রতি আহবান জানাচ্ছেন যা পারলৌকিক ৫ 
$$$$$ জীবনে তোমাদেরকে “দারুস সালামে’র যোগ্য করবে। “দারুস সালাম' বলতে জান্নাতকে বোঝানো ++ 
হচ্ছ , আর এর অর্থ হচ্ছে, শান্তির আগার- সেই স্থান যেখানে কোন বিপদ-আপদ, কোন ক্ষতি, কোন ++ 


টড ভিউ, 
825 দুঃখ ও কোন কষ্ট থাকবে না। 1৬৬৬ 


11124 সুরা ইউনুস-১০ ১৭৭ পারা-১১ L493 
কক AY 
৪, ্ৃ 
০৫৬৫৫ রকি রর le 2323 5 5) 2 
9 Fr) শাক রি 
2 (১৯৯5 52১ 9 এ ৮8০9 এ ৯ ৬০০] 1১৮৯ ৩5) ৬ $$ 
j রড EXT 
$$ তাদের মুখমন্ডল আচ্ছন্ন না এবং আরোও বেশী এবং উত্তম ফল নিজ? তাদের জন্যে ++ 
$Y ) মূ ( তি কাজ করে (অ 29:32:82 
& ) ৫ চা রাশি ++ 
$Y PAE চাপ ররর £ 92 ৫৫১১ 
+++ 2) সঃ CPS 
G2 শি তি অঞ্প্ এ ১55% TR 
$$%$ তার মধ্যে তারা জান্নাতের অধিবাসী এসব লাঞ্চনা না এবং কালিমা $৫৫ 
৫১ ) ৫৫৫৫৫ 
১৫ হবে লোক EO 
226. 
ই কত ৫৬০ তে ৩০ ১০৫ 


৬ 
র্‌ 


কক লো রর জ্প্তর্ণে ০0১4 এ পাপ 5, রত টা 
রনি di 9) ০৩ গৈ 05৬ 5 (১ ৩১৬০৯৮ 2 


তার মন্দ তোরাপাবে) মন্দকাজ hia যারা এবং স্থায়ী নু 
Cy 

৫ সমান Woe প্রতিফল টায় Ee 

2 ৮ ৬৫ ১০ রা 

1৬৬৬ ৫ রং 5 ৃ তি 
$৫৫9৫ রঃ [রে (2 4) ০2 র্‌ ৬ 2 (287 RE LEAL 
$$$$$ এমন রক্ষাকারী কোন আল্লাহ হতে ক নাই লাঞনা তাদের আচ্ছন্ন ও কত 
CLS করবে ক 
হি be নস. ৮2482 Aw 22223 ১ 1 
2117 CAE »া তে If রর 512 
2 ৬৮ ১০০ ০১ ৪0৫১১ 2 wt 2 
£%%%5 এসবলোক অন্ধকার রাতের রা তাদের ঢেকে 00.00 
$$$ না: কয 22 
115 ১১ 24 রি টার (ঠ 
$$$ ) JR) চি £ © ০১৩১৯ ১ 2 518 1122 
$$$ তাদের একত্রিত যেদিন এবং স্থায়ী হবে তার তারা দোযখের yo 4 
৫৫ করব আমরা রি (আগুনের) হবে £288 


২৬. যারা ভাল কাজের নীতি গ্রহণ করেছে, তারা ভাল ফল পাবে, অধিক অনুগ্রহও পাবে। কলংক, 
কালিমা ও লাঞ্ছনা তাদের মুখমণ্ডলকে মলিন করবে না। তারাই জান্নাত লাভের অধিকারী । সেখানে 
তারা চিরদিন অবস্থান করবে। ২৭. আর যারা মন্দকাজ করেছে তারা তাদের পাপ অনুপাতেই 
প্রতিফল পাবে। লাঞ্ছনা তাদের ললাট-লিখন হয়ে থাকবে। আল্লাহর এই আযাব হতে তাদের রক্ষক $৫৫৫৫ 
কেউ নেই । তাদের মুখমন্ডলে এমন অন্ধকার সমাচ্ছন্ন হয়ে থাকবে যেমন রাতের কালো পর্দা তাদের $৫৫৫ 
উপর পড়ে রয়েছে। তারাই দোযখের অধিবাসী হবে, সেখানে তারা চিরদিন থাকবে। ২৮. যেদিন $$$$৫ 
আমরা এই সকলকে একত্রে (আমার বিচারালয়ে) উপস্থিত করব এরপর যারা দুনিয়ায় শের্ক করেছে +%€ 
১ তাদের আমরা বলবঃ থাক, তোমরা ও তোমাদের বানানে! শরীক মাবুদেরা সকলেই। 


৫১৫৫ ১৫৫৫ 
১৮৬৫ সূরা ইউনুস-১০ ১৭৮ পারা-১১ ৯৫৫৭ 
8৬৬৬. POLLY 


০১০৩২১০৩১০১, 
68686 


OO ORO nO nO nO ব১ 
ote. 
0 ১ 
oe oe 


OO nO m0 nO a 
282 


ই 45790 2201 ১2 
বের কে এবং দৃষ্টিশক্তি ও 
সমূহের 

0 ০ ১০) 2১৯ f ৩৯প। 05 


হতে নিষ্পাণকে বের এবং নিশা 
(কে) 
EASA 


১৫৫ AAS > £7 চা CRSA AE L পে 
90866 1 UH 5201 ODES 17091 29 
(সত্য বিরোধীতায়) তবুও কি তাহলে আল্লাহই তখন (বিশ্ব ব্যবস্থার 
তোমরা বিরতথাকবে না বল তারা বলবে সকল)কাজ করেন 


০ 
0৩৩. 


© 
© 


১১ 
৪ 
৬৬ 
চাক উড 


12 অতঃপর আমরা তাদের পারষ্পরিক অপরিচিতির আবরণ তুলে ফেলব৯। তখন তাদের শরীক মাবুদেরা 

$$ বলবেঃ তোমরা তো আমাদের ইবাদত করতে না। ২৯. আমাদের ও তোমাদের মাঝে আল্লাহর £ 
$99 সাক্ষ্যই যথেষ্ট, (তোমরা আমাদের ইবাদত করতে থাকলেও) আমরা তোমাদের এই ইবাদত সম্পর্কে ; 
$$$ সম্পূৰ্ণ অনবহিত ছিলাম। ৩০. তখন প্রত্যেক ব্যক্তিই যাচাই করে নিতে পারবে যা সে অতীতে করেছে। ॥ 


$$ ১৫ 


$$$ সকলেই তাদের প্রকৃত মালিকের দিকে প্রত্যাবর্তিত হবে এবং তাদের রচিত সমস্ত মিথ্যা বিলুপ্ত হয়ে £ 


যাবে। ক্ক্ুু-৪8 ৩১. তাদের নিকট জিজ্ঞাসা কর, আসমান ও যমীন হতে তোমাদেরকে রে রিযক 
দান করে এই শ্রবণ শক্তি ও দৃষ্টি তি ও দৃষ্টি শক্তি কার ইখডিয়াধীন। এবং কে নিষ্প্রাণ নির্জীব হতে 
৫ 


£9 হতে) তোমরা কেন বিরত থাকনা। 


কক 


$$$ মুশরিকরাও তাদের উপাস্যদের চিনে নেবে যে, এরাই হচ্ছে তারা যাদের আমরা ইবাদত করতাম। 


YS 
৬৬৪৬ 
OOO nO, 
$C সং 
কচউ 


8: সজীব জীবন্তকে ও সজীব জীবন্ত হতে নিষ্প্রাণ নিজীবকে বের করেঃ এই বিশ্ব ব্যবস্থার ব্যবস্থাপনাকে { 
৫% সম্পন্ন করছে? তারা জওয়াবে অবশ্যই বলবেঃ আল্লাহ্‌ । বল তাহলে (এই মহাসত্যের বিপরীত আচরণ { 


১৫১ 
$$$ ত্রবং £ 
COPLEY ৯. , অর্থাৎ মুশরিকদেরকে তাদের উপাস্য চিনতে পারবে যে, এরাই তারা যারা আমার এবাদত করতো; এবং + 


০ ১৪৩ 
০০.০.৩. 


0 
oo 


২৩, OO) ১ 
27777122 


১৫ 
(OLR 


0) 
LORS 


০ 
টে 


a 
১, 
ডি 


১০, 


C2 
oe 
$ 
$ 

১ 


৫ 


১৩৯ 


৫ টা 
গজ ৬৮৬. 
$$$ সূরা ইউনূস-১০ ১৭৯ পারা-১১ +++ 
2 ৫ 
০-০৫ 
৪৪177 14 ৬৫৩১৮ Lied 148৮ ED) ৪২ - / টে 
০১৫০০ FY এ ঞ কি PA ক টি ০৫ টি LEN 
STI) ৯ ৩০ 15৩ CAL 2৫6 এ০। PIS BRIS 
lid ৫ 
৫ বিভ্রান্তি এছাড়া মহা পরে কি বস্তুতঃ প্রকৃত তোমাদের আল্লাহই অতএব 1 
2 সত্যের (থাকতে পারে) রব এই 1 
$$ ৮5 ধর্ট। এ (1৮৫৫৮ 2% ৰ OBL i ৫ 
২১৫১৫ 1৭ 0০ ্ 
1 ৩৪৬৮ ওত ৬৪০ আর্ট E> YN ০০৯৮ 9৩ HI 
tt < jb তি 
$৫-$৫ তোদের) সম্পর্কে তোমার বানী সত্য এভাবে তোমরা চালিত অতএব তর 
২ যারা রবের প্রমাণিত হচ্ছো কোথায় $$$ 
y ১ ৫. Amp 2 2 14 12 ৮০৬৪ 23 4১56৫ পাত I 
: 5 ৫৮৮ ০ ০ bs ক %ি ৪ 22 
তা ৬০ 265 ৩ OU YT টি TH 
? (এমন কেউ। তোমাদের মধ্যহতে (আছে) বল ঈমান, না যে নাফরমানী $$ 


শরীকদের আনবে তারা করেছে 3% 
প্৩৫ 


) কী 
বে 2৫০৫ টার 2৫275 5 পি পা রর 
19৩ 5৬৬ “| ৯ ~~ ২১৮৩। 18৬৩ 


যে 
4 
| 
সৃষ্টির সুচনা আল্লাহই বল তারপুনরাব্তন এরপর সৃষ্টির সূচনা 4+ 


(৫ 
0 0.000: 


$$$ ৩২.অতএব এই আল্লাহই তো তোমাদের প্রকৃত রব। তাহলে মহান সত্যের পর সুস্পষ্ট গোমরাহী 
? ছাড়া আর কি-ই বা অবশিষ্ট থাকে? তোমরা কোথায় চালিত হচ্ছো ১০? ৩৩. (হে নবী! দেখ) এরূপ 
? না-ফরমানীর নীতি অবলম্বনকারীদের সম্পর্কে তোমাদের রবের কথা সত্য প্রমাণিত হল যে, তারা $৫৫৫৫ 
1 মোটেই মেনে নেবে না ঈমান আনবে না। ৩৪. তাদের জিজ্ঞাসা কর, তোমাদের বানানো শরীকদের 
৮৫ মধ্যে এমন কেউ আছে, যে সৃষ্টির সুচনাও করে, তার পুনরাবর্তনও করে? বল, তিনি কেবল আল্লাহই, 
? যিনি সৃষ্টির সৃচনাও করেন, তার পুনুরাবর্তনও। তা সত্বেও তোমাদের কোথায় ফেরানো হচ্ছে? 


?. ১০. লক্ষ্য করা দরকার এখানে সম্বোধন করা হয়েছে সাধারণ মানুষদের এবং তাদের প্রতি এ প্রশ্ন 
? করা হয়নি যে তোমরা কোনদিকে চলেছো? বরং প্রশ্ন করা হচ্ছে তোমরা কোন দিকে চালিত হচ্ছো? 
) এর দ্বারা এ কথা সুস্পষ্টরুপে ব্যক্ত হচ্ছে যে- এরূপ কোন বিভ্রান্তকারী ব্যক্তি বা গোষ্ঠি বিদ্যমান 
? আছে যারা লোকেদেরকে সঠিক দিন থেকে বিচ্যুত করে ত্রান্তির দিকে পরিচালিত করছে। এই কারণে 
? লোকদেরকে বলা হচ্ছে যে, তোমর৷ অন্ধের ন্যায় বিভ্রান্তকারী পথ-প্রদর্শকদের পিছনে কেন চলেছ? 
ট নিজেদের জ্ঞান-বুদ্ধি প্রয়োগ করে তোমরা চিন্তা করছে না কেন যে, সত্য অবস্থা যখন এই, তখন 
} শেষ পৰ্যন্ত তোমরা এ কোন দিকে পরিচালিত হয়ে চলেছ। 
তি 


Lm) 

bb 
৪৪ 

<) 

৮৬ 

CSS 

৫১৯৫ 

রি 


ORS 
৫৬ 
৫৫ 
১৫১ 
৫১ 
চি 
১ 


১ 


$6$৬$8৬৬, 
ভিউ 
কত 

ক 

AAS 


> 
১ 
COLL 
১০১০০: 
++ 
252 


১৮০ পারা-১১ ৫% 


bs 
২ 
ঢ্‌ ৬ 
রি 
হু 


৫১৫ 
৫৫ 
জিডি 
১ 
১৮ 


bt 
১ 
১ 


(এমনকেউ) তোমাদের মধ্য (আছে) বল 


a 
না) 
৬. 
রঃ 
৭ 


৮, 
9 
৫ 
৫ 
১ 


bd 


ন 


2 রি ১ প্রকে ৮৪ ৩১৫০৬ 
৮৬৫৫ ০৮১৪ GIG Bl 


2 

8 

না) 

হর 
৫৫৫৫৫ 
৫৫০ 
৫৫ 
8৫৫৯ 


ক 
> 

ডি 
৫৫ 


১ 


্ 
| 
ন 
El 
6‘ 


0: 
LQ 
@ 
CY 


> 
&& 
রী 
৬৫ 

CY 

০৫৯ 

8 
১ 
0 


১০ 


উড 
2 
OS 
৫১ 


৫ 
bd 
LG. 
রো 
(> 


এ 
A 
সাপ 
২ 
I 
te 
৫৮ 


+ 
) 
৫ 
4 
১৫৯ 
৫৫ 
১৫ 
০ 


রী 
8 
এ 


৫১৯১ 
8৬ 
SS 
YS 


প্র 
এ 
El 
4৫ 


0 


১৫ 
৮ 
ই) 
চা 
a 
Ee 
৫ 


৫৫০ 
কি 
৫ 


রর 
স্৫ 
5 
ষ্ঠ 
চে 
be) 
> 
৫ 
$ 
0S 
১০ 


৯ 
৮৫ 
রে 
<> 
<> 
৬৪ 
কত 
0S 
0 


১ 
১ 
€১ 


০ 


১, 
৮ 
5 
() 
0 


$e 

£9 

দ 
Rs 

৮৬ ৰ 3 
এ 

a 
$৫১৫ 
$% 


tS 
CD 
CLL 


8 
৫৯৫১ 
@& 
ক 

০, 


১৫৮ 


১, 
2 


৯ 
<> 


রি 
ন 
: 
£ 
শী খু 
শত 
ই 
EE 
Es 


42% 


> 0১27141৫015 টিটি চা 

রঃ ৩1 0198 1৩৯১ ৩৬৩ র্‌ ১৪৫৫ 38 
রচনা করা (এমন) কোরআন এই সম্ভব নয় তত 
যেতে পারে যে ৬৬৬: 
S22 73 / 2 ও 4 5 828 

2৩৬ ৩০ US BS 34 gil 93053 

তার আগে (তার) সত্যায়ন বরং আল্লাহ ব্যতীত ২ 

(এসেছে) যা কারী (এটা) ৬ 

১4; তাদের জিজ্ঞাসা কর, তোমাদের বানোনো শরীকদের মধ্যে এমনও কি কেউ আছে, যে মহা $৫9 
$$$ সত্যের দিকে পথ দেখায়? বল, কেবল আল্লাহই এমন, যিনি মহান সত্যের দিকে পথ দেখানঃ তাহলে $ 
£8 ? এখন বলঃ মহান সত্যের দিকে যিনি পথ দেখান তিনিই কি বেশী অধিকারী নন যে, তীর অনুসরণ করা $$% 
৫%9 হবে? না সে, যে নিজে কোন পথ দেখতে পায় না; যদি তাকে পথ দেখান হয় তাহলে তা আলাদা কথা। 0% 

৫৫ তোমাদের হল কি? কেমন করে উল্টো রায় দিচ্ছ? ৩৬. প্রকৃত কথা এই যে, তাদের অধিকাংশ শুধুমাত্র $4 
2 ১২১০০ 


> 
: 
ঞ 
০০০ 
TOG 


১৫ 
৫ 
C0 
LS) 
০৫০ 


8 
OS 
টি 


১৫, 
৫$ 


0 
১, 

৭ 

(৫১০৫৮১৫০৫৫৩ 


OO nO 
$5 


0 


a 
is 
FE 
2 
EY 
a 
এ 
3 
বনু, 
ধু 
ধন 
ৰু 
্ 
SEE 
FE 


0 


ন 
নু 
বর 
| 
& 


টি 


ঃ. CEE EE Te EAD 
$$ আইন-কানুন রচনা করেছে তারা এ সব কিছু জ্ঞানের ভিত্তিতে করেন নি; বরং নিছক ধারণা ও £% 
হর ৪৬৫ 
৫ অনুমানের ভিত্তিতে করেছে। এবং যারা এই সমস্ত মযহাবী-ধর্মীয় ও পার্থিব নেতাদের অনুসরণ করেছে, +% 
£৫৫৫৫১ তারাও জেনে বুঝে তা করেনি, বরং মাত্র এই ধারণার ভিত্তিতে তাদের আনুগত্য করেছে যে, যখন এত +$4--$ 

£$$ সব বড় বড় লোক এই কথা'বলছে এবং আমাদের পিতা-পিতামহরাও যখন বরাবর তাদের মেনে কিট 
৫ এসেছেন, এবং দুনিয়াভর লোক যখন তাদের অনুসরণ করেছ, তখন অবশ্যই তারা সঠিক কথা ৮4 
5 ব্লছেন। নি 


সূরা ইউনুস-১০ ১৮১ পারা-১১ ১৫৪৫৫৪ 


পাতা 2, LA ৬৬৬৬৬ 
oR =) 62 পির, =!) 1 বেত, 
বিশ্বজাহানের চল (এসেছে) তার মধ্যে 

পক্ষহতে (যে রা: 


54 ৬ 


ডা এবং তারমত একটি সূরা তা হলে ০১০ তারা বলে 
55৮5 তোমরা আন বল 


943০5 AY ৩) 4h টড চি 
আসল বিবাদী রি আল্লাহ্‌ ছাড়া 
কথা 


১৮৫৩ 5 49৮ 158 


৫ ॥ পাতা 
& তার তাদেরকাছে এবং তা তারা আয়ন্ত করতে বিষে তা 
পরিণামও আসে নাই জ্ঞানদিয়ে পারে নাই 


৪৮ ৫৫ LS 2৫ 6 হে? ৫৫৫১৫ রা 


রর ৮ 
তাদের পূর্বে যারা মিথ্যারোপ এভাবে 


১ 
৪-$ 
ক 
® 


$$ 


৩, 

$$ 
সি 
be) 


0 


২০৩, 

bt 
@ 

=) 
ও 


CL 


৫ 

৫ 
৫ 

২৫, 


১ 

bt 
© 

ও 


CQ 
৫ 
) 


0 


$$ 
ক. 
ক 
তি 
ছু 


XY 
টা 
ী 
ভ 
ক 
কত 
৬ 
ত 


0 
রং 
oO 
N 
৬ 
be 
be 
0) 
৫ 
৫ 
৮ 
১$ 
2 


(০১৫১৯ 
( ) 
রর 
টং 
EAN 
ভি 
তু 
৬ 
br) 
€৬ 


CON LN) 
৬৬ 


0 nO nO nO nl 


০ 
১৯ 


৫ 
(2 
৫ 
৫ 

এ 


১ 
ও 

১) 

টি 


CX) 
৪৬ 
৮ 
্‌ 
৬ 
bd 
ও 
১ 
$ 
রঃ 
23 ta 
ন 
৬ 
৩১ 
ক NN 
} ০ 
bY 
9 
0 
০, তং 
৫ YY 


৩) 
এ 
৫ 
এ 
৫ 


কতক 
Om OO nO nO nO 

১৪ 

০ মে ও 
be ১ 


8৫০ 
ও আল-কিতাবের বিস্তারিত ূপ। এ যে বিশ্বনিয়ন্তার তরফ হতে আসা কিতাব, তাতে কোনরূপ সন্দেহ ($$ 
(4 নেই। ৩৮. এরা কি বলে যে, নবী নিজে তা রচনা করেছেন? বলঃ তোমরা যদি তোমাদের এই $$$ 
($%৫$% অভিযোগে সত্যবাদী হও তাহলে এরই মত একটি সূরা রচনা করে নিয়ে আস, আর এক রবকে বাদ $%%$ 
¢ দিয়ে যাকে সাহায্যের জন্য ডাকতে পার সাহায্যের জন্য ডেকে নাও। ৩৯. আসল কথা এই যে, যে 
জিনিস তাদের জ্ঞানের আওতার মধ্যে আসেনি, আর যার পরিণতিও তাদের সামনে আসেনি তাকে তারা {$ ই 
৫৮ (শুধু শুধু আন্দাজ-অনুমানে) মিথ্যা বলে অমান্য করছে। এভাবেই তাদের পূর্ববর্তী লোকেরাও মিথ্যা $৫৫৫ 


আরোপ করে অমান্য করেছে । এখন দেখ, এই যালেম লোকদের পরিণাম কি হয়েছে। ৪০. এদের { £228 


£% 


কিছুলোক ঈমান আনবে, আর কিছু লোক আনবে না। আর তোমার রব এই ফাসাদকারী লোকদের খুব 04৫4 


(৫5 


ভাল করেই জানেন। (44 


' শব্দার্থে কুর-৩/২৪_ 


১৮২ পারা-১ ১ 


X ক 
50 3 এ বে লা 5 et 4 এ 2324 4) রহ 
228 &$ ০ 22 ও ৩১ 


{$$$ ভোমরা | রে তোমাদের কাজের তোমাদের আত, আমার তবে বল তোমাকে যদি এবং 

কিডজ; (পরিণতি) জন্যে (পরিণতি) জন্যে মিধারোপ করে 

১৫ 

ই / 5 ৫ রে / na 
PCP) 


233 রপ্ত -প 5 A EY TA 
EEE 9003 5 ৮ (5 Ils 0 


বি তাদের এবং led তাহ দক আমি এবং সা দায়িত্ব 


bp যা মুক্ত 

2 ০ 
৮৮) 18 | শি a a 2 KL চি] | 727 22 এ রি 2 w 
5 £ ob Fe ৩৬ ১৬ 9৯5 ৩5 


Oa nS noe, 
৮৫ ন! তারা হল যদিও এবং বধিরদেরকে তে বে 3 কান ee কেউ 
L০৫৫ (এমনযে) 


কেউ 
৪৪৬৬ ৪ তুমি পপ দিকে 2/ 
25৬5৬ ANE চটি ৫ 861 ৫1275826255 1 
১১০০৭, Ld 2 . ৰ 
৫ ৫৬10 ৩১৬] ৬ 1, ১5 6০ 5 © w 3232% 


$$$ অন্ধকে পথ তবেকি তোমার তাকিয়ে কেউ তাদের এবং তারা জ্ঞানরাখে 
PaO a at, 0 

কক দেখাবে তুমি রে থাকে কেউ মধ্যে 

$৩৫ 


eee 2% 6৫ 72323 312 2 Rnd EC 
৬০  ৮%% 2) $) eines IIB 2 £ 


৭ কিছুযাতও লোকদের জুলুম না আল্লাহ নিশ্চয়ই দেখতে পায় না তারা হল যদিও এবং 


6666 উপর করেন, 
৫৫. 26 টি I ৫১1১৫ 33/72 5 0 ডে 
৮৮৮৮ % ) 5 
206 ০ Sa LY 30070 ৮৫০৪ 69 
৫৫৫ তারাভাববে। তাদেরকে একত্রিত করবেন যেদিন এবং 9 ভি লোকেরা কিন্তু 
হে যেন dh: (উপর) 
১৫ 242 এ Ld SA ?৮0/% রগ Au Lops PED 
2 ৩০ ৮৮৫: ০৯ 2894 4499 £ দু 8) তি 
৫ নিশ্চয়ই তাদের মাবের তারা পরম্পরে রা এছাড়া তারা অবস্থান 
3 (লোকদেরকে) চিনবে করে টি 
পতি 22 
£888 €১০৩-৫০ 5 5 hl ss ৫ 
৮১১ 
1 সংপথ প্রাপ্ত তারা না এবং আল্লাহ্র সাক্ষাতের অস্বীকার যারা 
144৫ ছিল করেছে হয়েছে 
224 রুকু-৫ 85: এরা হাদি তোমাকে নদ রর নে বাহ যে আমার আমল আঁসীর 
2 জন্য, আর তোমাদের আমল তোমাদের জন্যে । আমি যা কিছু করি তার দায়িত্ব হতে তোমরা মুক্ত । 
S23 i Rt TE ahs Dadra lid BO inl stele ১১688 
$$$ শুনে। কিছু তুমি কি বধিরদের শুনাবে, তারা কিছু না বুঝলেও১৩? ৪৩. তাদের কেউ কেউ তোমাকে 
+++ দেখে , কিন্তু তুমি কি অন্ধ লোকের পথ দেখাবে, তারা অনুধাবন না করলেও 88. ৮৮৮ 
৬৬; উ ড় এই 
2227৮ টি সত ৬178৯ পর যুলুম করে | ৪৫. (আজ এই. 
$₹$-%$ লোকেরা খুব মেতে আছে;) আর ৬০1 ১ তখন (এই 
$₹ দুনিয়ার তাদের এমন মনে হবে) যেন ক্ষণিকের জন্য তারা পারম্পরিক পরিচয় লাভের জন্য 
হুর হাটি রা 
হর আল্লাহর সাক্ষাৎ মিথ্যা মনে করে অমান্য করেছে । আর তারা কখনই সত্য ও সঠিক পথে ছিল না । 
++ ১২. অর্থাৎ অনর্থক ঝগড়া ও কর্তৃত্ব করার কোন প্রয়োজন নেই । যদি আমি মিথ্যা রচনা ও করে থাকি তবে আমি 
১ নিজেই আমার কাজের জন্য দায়ী হবো, তোমাদের উপর তার কোন দায়িত্ব নেই। আর আর বড়ি তোরা বত] কথাকে 


: 2 $ মিথ্যা বলে অস্বীকার কর তবে তা দিয়ে আমার কোন ক্ষতি করতে পারবে না, বরং তা দিয়ে তোমরা তোমাদের 

৮৫% নিজেদেরই ক্ষতি করবে | ১৩. এক প্রকার ‘শোনা’ তো সেই রকম- ঘেমন পশুরাও শব্দ শুনে থাকে। দ্বিতীয় প্রকার 
2: শোনা হচ্ছে- অর্থ ও মর্মের দিকে মনোযোগ দিয়ে শোনা, এবং সে শোনার সংগে এই উদ্যোগ-আগ্রহও বর্তমান 
৩৫, থাকে যে, কথা দি যুক্তি- সংগত হয়, তবে তা মান্য করা হবে । 


©6066 
CoO, 
CLLRS 


নেশন 


ভরত 
৪৬8 


CQ) 0) চর রা ক কর ৫ জা টা? 
৬8৮৬7 


লিজ 


৫৫৫৫ সূরা ইউনূস পারা=১১ £ ৮৫৫% 
$$$ 16 PECL AA 23234 2 পা 7৫৮ +4 ৫ রণ ডিক $ 
১৫৫৮ (৫ 4 15 থে ee + শু ১৫-$৬% 
এড এ ১ AS ও ও SETS, £ 
$$ তবুও তোমাকে উঠিয়ে অথবা তাদের ভয় যার কিছু তোমাকে দেখাই যদি এবং$%€ 
(12 আমাদেরই দিকে রি আমরা দেখাচ্ছি অংশ আমরা 2 
০৩9৭, ৫১৫ /2৫ A |] রত £ ৩ নটি 24 ১০৪৩০ ৪৩০ 
CAKE) ~ ৫ 2 এপ টিন 
2০০ 2 995৩8 ৬৩ GF ৩395 21 ৫১7৯ 
2 লস 
€%% জন্যে এবং তারা করছে ও উপর সাক্ষী আল্লাহ এরপর তাদের প্রত্যাবর্তন 09909 
রর প্রত্যেক (আছেন) হবে 2১৪. 
১1 ৬৮৬৬, 
১১০১ 3 2242/0 ৫ 334 29/7 ঠে ee CSS ৫ 
44 ! | (55 2 0 $54 31 $2 
৫৫৫ ১ ০ 
৫ পরপর ৬:৪৫ চি A | $6. Us % 2 $? 
তির, ইনসাফের লি ফয়সালা তাদের রসূল এসেছে অতঃপর শী উদ্মতের ৫3299 
৮৪ সাথে মাঝে 58 যখন (রয়েছে) 1444 
তক ১০৯৭5 41৫ 5৪ ১০৮৮ 44 
৬8৩) ৩৬% ৩ (3 9272 290 7৮৬ J 3 09444 
ELLE যদি ধয়কী ্ KS fe 
$$$ তোমরা এই কখন বাস্তবায়িত তারা এবং জুল্মকরা না তাদের এবং ১14 
+%%% হও হবে৷ বলে হয়েছে (উপর) ৬৬৬৬. 
2226. 24৫4৫ রি ডে তত ৫ 
CN 

৫৫১ ২০ AAD ৰ রত Ed চি 2 4৫, ৰ ৪ / ৮৫৫ 
2 ৭) GL * ঠ AMG US 9(0৩০8$: 
25542 
৫, এছাড়া কোন না আর কোন (এমনকি) এখতিয়ার না বল ত তত. 
$$$ উপকারের ক্ষতির নিজেরজন্যও os আমি হিং 


84 ৩4 রা ৮ ্‌ £28 
E285 হোত (19 0TH BS সর) HE UES 


অতঃপর ভাদেরনিদিট আসবে যখন নির্দিষ্ট এ আল্লাহ ইচ্ছে যা 1 


৫ 
৫ 


৫ না সময় সময়ারয়েছে) করেন $ 
১০ 
৫. ৫১2৫ ১৫ ম) A 29.112 $2৫: 
LLLPY ২) (১৯৪৬ সপ $4 OFS AO) ৬ 
উকি CRY 
(৫4 এগিয়ে নিতে পারবে না আর একদভও  পিছাতে পারবে ১৫৫ 
৫ (১৫৫১ 
$$ ৪৬. যে সব খারাব পরিণতি হতে আমরা এদের তয় দেখাচ্ছি, তার কোন অংশ আমরা তোমার 
4 জীবদ্দশায় দেখাই কিংবা তার পূর্বেই তোমাকে উঠিয়ে নেই। সকল অবস্থায় তোমাদেরকে শেষ পর্যন্ত $$$ 
++ আমার নিকটই আসতে হবে। আর এই লোকেরা যা কিছু করছে, সে বিষয়ে আল্লাহই সাক্ষী রয়েছেন। ৫৫৫ 
৪৭. প্রত্যেক উম্মতের জন্য একজন রসূল রয়েছে, ১৪ ফলে যখন কোন উদ্মতের নিকট তার রসূল এসে 9% 
44 পৌছে, তখন পূর্ণ ইনসাফের সাথে তার ফায়সালা চুকিয়ে দেওয়া হয় এবং তাদের উপর বিন্দু পরিমাণও তত 
$$$ যুলুম করা হয় না। ৪৮. বলে, তোমাদের এই ধমক যদি সত্যিই হয়, তবে তা কবে পূর্ণ হবে? ৪৯. 20৫ 
£2? বলঃ উপকার ও ক্ষতি-কিছুই আমার ইখতিয়ারভুক্ত নয়; সব কিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। ৮90 
$$$ প্রত্যেক উম্মতের জন্য অবকাশের একটা মীয়াদ নির্দিষ্ট রয়েছে। এই মেয়াদ যখন পূর্ণ হয়ে যায় তখন ৫ 
১৫ DOR ORO 
(22%? ক্ষণিকেরও অগ্র-পশ্চাত কক 
৬৬৪৬৬ is Ki 82 
(6 ১৪. 'উম্মত” শব্দটি এখানে শুধু “জাতি' অর্থে ব্যবহৃত হয়নি! বরং একজন রসূলের আগমনের পর তীর ৫ 


দাওয়াত (আহ্বান) যে যে লোকদের কাছে পৌছায় তারা সকলেই তীর উদ্মত। তার জন্য তাদের মধ্যে ৫939 
রসূলের জীবিত বিদ্যমান থাকাও জরুরী নয়, বরং রসূলের পর যতদিন পর্যন্ত তার শিক্ষা বর্তমান থাকে 74৫ 
এবং প্রতিটি ব্যক্তির জন্যে রসুল যে জিনিসের শিক্ষা দিতেন তা সত্যিকার ভাবে জানা সম্ভব হয়, ততদিন ৮: 
পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুয় তাঁর উন্মত রূপে গণ্য হবে এবং তাদের উপর সেই হুকুম প্রযুক্ত হবে যা পরে ৫৫% 
বর্নিত হয়েছে। এই হিসাবে মুহাম্মদ (সঃ) এর আগমনের পর সারা দুনিয়ার মানুষ হচ্ছে তাঁর উম্মতঃ হি 
এবং ততদিন পর্যন্ত সব মানুষ তাঁর উন্মত বলে গন্য হবে যতদিন কুরআন বিশুদ্ধ ও অবিকৃত অবস্থায় $$$ 
বিদ্যমান থাকবে । এই কারণে এ আয়াতে এ কথা বলা হয়নি যে, প্রত্যেক কওমের মধ্যে একজন রসূল ক 


আছেন, বরং বলা হয়েছে যে, প্রত্যেক উম্মতের জন্যে একজন রসূল আছেন। হত 


ফু 
(১ 
৫৫ 


1 

টু 

Om 
১ 


৫: 
2 
2 
© 


১ 
টি, 
এ, 

২০ বৃ 


মত 
১ 
৫ 
(2 


TTT 
৯, ্ 
5 
রতি 


৪7৮88 82887 
র্‌) 

EL 

900.0 

টা 


REE 
CY 
AD 
৫ 
টি 


৫০৫০০ 


৫১ 
টি, 


5141545 ঠা উঠ GIG BIOL 2৮2 CS 


কি (কারণ দিনে বা রাতে তীরআযাব তোমাদের যদি তোমরা ভেবে বল 
আছে) (তবে তোমরা কি করবে। হি উপর আসে দেখেছ কি 


ও 73265 05190 29945 iis 0৯25 


তর জার পতিত তা জি অপরাধীরা তা তি 


টা করবে টা থেকে করতে চায় 
U5 1 

EM OE 2 3964০ % 2 তা 

তাদেরকে, বলা রি তা তোমরা হা অথচ এখন কি 

যারা) হবে তে সম্বন্ধে ছিলে (রক্ষা পেতে চাও 

X 4৫ রত 2422 ৩) ৮ 222 LAr ১ রপ্ত 

রণ রঃ ’ 5 . 

9৮ 555৯5 ০১২৯০ alle 23 ib 

যা এছাড়া তোমাদের প্রতিফল ত স্থায়ী আযাবের তোমরা জুল্ম 

দেয়া হবে স্বাদনাও করেছিল 


১০ 


পা ৯ 2 2৫৫ ৩৮৮১৪ 
? (১০5 1% ৮৫৫৫ 3 2 © ORSAY 


৫2৫ 28 ৮5 28 22D ৮ দিলে ৰ our 
৩1৯ ১60 ৩১৯৬০ ৮০ ৩৩2 8৩০ ৪৮৮0 
হত যদি এবং ব্যর্থ করতে তোমরা না এবং অবশ্যই তা আমার 
(এমন) পারবে সত্য রবের 


৮৩৩৩৩ ০৪9 3 ৬ ৩৬ ০৮৪ ৮ Bo 
(বাঁচার জন্যে) (সবতারই) আছে কিছু জুল্ম করেছে তি 


তাদের বলঃ তোমরা কি কখনো চিন্তা-ভাবনা করে দেখেছো যে, আল্লাহর আযাব যদি সহসা রাতে 
বা দিনের বেলা এসে পড়ে (তাহলে তোমরা কি করতে পারঃ); কি কারণ রয়েছে, যার দরুন 
অপরাধিবা তাড়াহুড়া করছে? ৫১. তা যখন তোমাদের উপর আপতিত হবে তখনি কি তোমরা তা 
মেনে নিবে? এখন তোমরা রক্ষা পেতে চাও? অথচ তোমরা নিজেরাই তা শীঘ্রই আগমনের দাবী 
জানিয়ে আসছিল। ৫২. পরে যালেমদের বলা হবে যে, এখন স্থায়ী ভাবে আযাবের স্বাদ গ্রহণ কর। 
তোমরা যাকিছু উপার্জন করতেছিলে তার প্রতিফল ছাড়া তোমাদের আর কি প্রতিদান দেয়া যেতে 
পারে! ৫৩. তারা আবার জিজ্ঞাসা করে, তুমি যা বলছ.তা কি বাস্তবিকই সত্য? বলঃ আমার রবের 
শপথ, এ নিঃসন্দেহে সত্য । এবং তার আত্ম-প্রকাশ বন্ধ করতে পার এমন সামর্থবান তোমরা নও! 
বস্কু-৬ ৫৪. যুল্ম করেছে এমন প্রত্যেক ব্যক্তির নিকট যদি দুনিয়াভরা বিশ সম্পদ থাকে 
তবে এই আযাব হতে বাঁছবার জন্য তা সে ফিদইয়া হিসাবে দিতেও প্রস্তুত হবে। 


CA) 
SESE 


<> 
7 


৫ 
(১ 


১ 
নত, 
১ 


A) 0 ১ 
৪৪5৬৬ 
৫ 


০১৪৩, OO nO nO nO nC neonate, 
0000000400000. 


এ 


খু সূরা ইউনূস | ১৮৪ পারা-১১ ৫৫৫% 


১ 
রে 


১ 
৫৬৬৯ 


১ 


৯৫ ০৫ 
৪৬৬৬ 


ও 


৫১ 


9 


০ 


১৩০৮ 
উক১$৬৬$ 


৮ 


৮১৫১ 
₹৬৬৬৬, 


১০, 


$F সূরা ইউনুস-১০ ১৮৫ লনা 


৪৫ 
$$ $ ৮১ 2 রি হত 
GOL 22৫5 পা কারি ৩ নি শর্ত রে 1222 ৫ 6 পর্ণ ৮ ৫ 
$$$ শত? (2 It = | 19 | ০) এ 2৫1 ৬৩) 15 I) ৪ ৬৬৭ 
$$ তাদের ফয়সালা এবং আযাব দেখবে যখন অনুতাপ তারা গোপনে এবং ১$+$ 
$$ মাঝে করা হবে উজ, 
৯৩৬ হি তি VL Pad = 6 Bd ১5 রি ৫১১৫০ 
C0 = + ৫44৪৫ 
22 1 2১ 9) I ৪9০ ৮ 2০9৬ 8282 
0 

14 মধ্যে যাকিছু আগ্লাহরই নিশ্চয়ই সাবধান জুল্মকরা না তাদের এবং ইনসাফের $$$ 
৮১০১০, 

$$$ আছে জনে শুনেরাব। . হবে (উপর) সাথে 2 
NO nO mm CO 

৭ 304% ৫ fj £,/. ৮১৮ € শে & 342, পা টি $$+$$% 
Om Om Om 

১ ot ৬ ্ A ক POLL 
88 A 0৮ E> ৪ ৩৪১ OL শা ৮৪১৩ ৬১৮০ SES 
০৮৯৩১, 

ক তাদের কিন্তু সত্য আল্লার ওয়াদা নিশ্চয়ই সাবধান যমীনের ও আসমানস 12 


১ 


৫১৫১ 
9S 
=D 
Le) 
YS 
0S 
0 


অধিকাংশই (শুনেরাখ) মূহের 


<> 
$$ 
রা 
এটি 
রর 
৫৫১৫০ 


টন ১ 24 ০১০ 2242 


4 
০৩১৯৯) lL ১৬৯৮ 2 25৪ ০7৮৩ 5 
রন ও কে শি ত জলদ নৈ তারাজানে না 


রে > ৫ 5 চি 2 
১১৭ ৬? ৩2 26552 নত ৬৩ ০০0৩) ৪৩ 
ও তোমাদের পক্ষহতে উপদেশ তোমাদের নিশ্চয়ই মানব 

কাছে এসেছে সমাজ 2 


9 L990: 


12252 £€5৮ 24 2 ঙ রত A 
9১5০] 4৯>) 2 (৬০৪ 5 & ১৩০০০ (এ Lo Gs $$$ 


১, 

০১০৫০) 

জী 
0S 


টি 
জী 
5% 

5 
> 


{> 
৫ 
১ 
৬ 
ক 
৫ 


১ 
0 
২ 
২ 
ক 


> 
টা 
0S 


lo 
৫৫ 
৫ 

৫ 


মৃত্য 
দেন 
৫ 


রণ 

উজ 

৫৫৫৬ 
জিত 

ককের; 


1-$-৫ 
ঈমানদারদের রহমত ও হেদায়াত এবং অন্তর উর তার রি আরোগ্য $$$ 
৫১ 
২82 জা 8882 
( ঞ 2 PL) ELL i $%৫ 0S 
চরে পা এ)৩৬ 75৮ 5 sll ০১০৪ ০5 $$$ 
( ০১৫১৫ 
৬ 

$$ & উত্তম (এতো) তাদের অতএব এজন্যে তীর রহমতে ও আল্লাহর অনুগ্রহে বল $$ 
৬৬৬. আনন্দকরা উচিত (এটা পাঠিয়েছেন) & 
৩৩০৩৫; SLITS 
CLTLY পর ১টি তত AI ৫6৬ ৮৮৬৩ 
৫৫? ৫১৫১) ৬৪ ৬৬৬ 
$$$ ১৮৬৮ 


জর (তা হতে) ই 


7 
৫ 


৩, 
কি 


2 88 
$$$ যখন এই আযাব তারা দেখতে পাবে, তখন তারা মনে মনেই আফসোস করবে। তাদের মধ্যে পূর্ণ ১৫৫ 
8 ইনসাফের সাথে ফায়সালা করা হবে। তাদের উপর কোন যুলুম করা হবে না। ৫৫. শুনে রাখ, ১৫৫ 
8? আসমান ও যমীনে যাকিছু আছে, তা সবই আল্লাহর। আরো শুনে রাখ, আল্লাহর ওয়াদা সত্য। কিনতু ১: 
(৫ অধিকাংশ মানুষই তা জানে না। ৫৬. তিনিই জীবন দান করেন, মৃত্যু তিনিই দেন এবং তাঁর দিকেই. ১৫৫4 
4 তোমাদের সকলকে ফিরে যেতে হবে। ৫৭, হে মানব সমাজ! তোমাদের কাছে তোমাদের রবের ৯ 
(৮ নিকট হতে নসীহত এসে পৌঁছেছে,তা দিলের যাবতীয় রোগের পূর্ণ নিরাময়কারী, আর যে তা কবুল $$$ 
2 করবে, তার জন্য হেদায়াত ও রহমত নির্দিষ্ট হয়ে আছে। ৫৮. হে নবী! বলঃ “এ আল্লাহর অনুগ্রহ ও $$$ 
2 অপার করুণ! যে,.তিনি এটা পাঠিয়েছেন। সে জন্য তো লোকদের আনন্দ-স্কৃর্তি করা উচিৎ। এতো! কু 
$$$? সেসব জিনিস হতে উত্তম যা লোকেরা সংগ্রহ ও আয়ত্ব করছে” 82 


$ 
Le 
৮ 
oS 
& 

ডং 


$$ 25 ইউনুস-১০ ১৮৬ পারা-১১ হে 
১৪১০০১০০৩০৩, ২১৮ 
14 55 ৮ 2৬ 3 SA ৪৫ পপর তি রত 312! 
OE O RO RO TORO, চি ৬৬ ৫ ৩ bn খু ৬ ৪ we p 
$0000 তি -*০ শি লে 16 
৬৮৬৬৬, (১ (১৪ dl U 0) ৩ 7) | | ০৪ LYS 
+++ AME 322: 
$$ 2 অতঃপর রিজ্ক হতে তোমাদের আল্লাহ্‌ অবতীর্ণ যা তোমরা।(ভেবে) ঘল $$$ 
22 তোমরা বানিয়েছ জন্যে করেছেন দেখেছ কি RLY 
১৫৫৬ ৭46 2d 2 টা জাতি ASAE পা সি ও ‘ 
৬৫ YR পে Fd 1 2. w 25 © 
2 ৩০ এ PS O3f wr ০০১৯৫ ১ ৩১ ২ BR 
হা উপর অথবা তোমাদেরকে অনুমতি b বল (কিছুকে) আর তে ভার 7 $$ 
esse Void Hi $2৫: 
$$%%% w ওরে 2/ 2. ৭1৫ ঠা 24, LL 
৪:4) ord 029 26 GC 200% 0 £9: 
$LLLL আল্লাহর উপর রচনা করে (তারা) pe কি এবং তোমরা আল্লাহর ৪৬৫ 
2 যারা" বাক $$$ 
৬৮৬৮৬ ৫ A 24244 7৬ 7)? ৬৬৬ 
কক হ (১ 2১0 |] 
ড় রর wl ৮ ১৩৩ al &) ১ dad A a = $2 
8122 লোকদের উপর অনুগ্রহশীল অবশাই আল্লাহ নিশ্চয়ই কিয়ামতের 2৩ তা LLY 
LLL * CLL 
Om O00 m0 Lad 2, ১০ 
টিক 4 22 9১৫০ তর 22 পর্ণ 1 
$$$ ডি এ ০ ৮5 2 96৫ J 2 695 (2 
eee ৮৮ রর ORLY 
$$$%% (যেকোন) মধ্যে তুমিথাক না এবং শোকরকরে না চু কিছু ১%% 
2228. অবস্থার অধিকাংশই ৫৫. 
28১০৪ 4 of te Rie EGA £ 1 
2122 ৩৪ 0১৩ শ) এ 195 ৬০৮০০ eee 
0.0.0.0 ২ ৮৫ 
$22৩: কোন কাজ তোমরা না এবং কলন হতে তা সম্পর্কে তুমি না এব হত 
৮৮৬৬ hse bo (কিছু) আৰৃত্তিকর ৬% 
$8882 22°85 2116228১৫৮৫ (৫ ধা। BRS 
হি 42d 0580 5) 15545 oS ১ (2 
কক: এ LLY 
৫৫৫. তার মধ্যে তোমরা যখন পরিদর্শক তোমাদের আমরা এছাড়া (485 
$$ $ প্রবৃত্ত হও উপর থাকি যে (2 
++ কু হক তাঁদের হলঃ তোমরাক কবনৌ ত্র কবা চিন্তা করে দেখেছ যে যে রেহ্ক জালা 
(১ তোমাদের জন্য নাযিল করেছিলেন, তা হতে তোমরা নিজেরাই কোনটিকে হারাম আর কোনটিকে ! $$$ 
Ko) 0 
১৫৫% হালাল করে নিয়েছ১৬!” তাদের জিজ্ঞাসা কর, আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছিলেন? ৫৫৫ 
$99৫৫ কিংবা তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বানিয়ে বলছ ১৭? ৬০. যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা £99 


0 


বলে, তারা কি ধারণা করে- কিয়ামতের 'দিন তাদের প্রতি কিরূপ ব্যবহার করা হবে? আল্লাহতো $$$ 
লোকদের প্রতি অনুগ্রহের দৃষ্টি রাখেন; কিন্তু অধিকাংশ মানুষই এমন, যারা আল্লাহর শোকর করে না। 2 
$$ ককু-৭ ৬১, হে নবী! তুমি যে অবস্থায়ই থাকনা কেন এবং কুরআন হতে যা কিছু শুনাও- আর হে 1 
৮৫ লোকেরা, তোমরাও যাকিছু কর- এসব অবস্থায়ই আমরা তোমাদেরকে দেখতে ও লক্ষ্য করতে থাকি। (2 


তর ৫ ১৫.আরবী ভাষায় “রিযৃক' এর অর্থ শুধুমাত্র খাদ্যই নয়। দান, অনুগ্রহ ও ভাগ্য অর্ধেও রিযূক সাধারণভাবে $% রঃ 
(৭৫৫ ব্যবহৃত হয়। আল্লাহতা'আলা মানুষকে দুনিয়ায় যা কিছু দিয়েছেন তা সবই মানুষের রিযৃক (জীবিকা)। ১৬. ৫9% 
4 অৰ্থাৎ নিজেরাই নিজেদের জন্য কানুন ও শরীয়ত রচনা করে নেওয়ার অধিকারী বনে বসেছে। কিন্তু যিনি রিযৃক ( 
$ (জীবিকা। দান করেন তারই এ হক বা অধিকার যে, তিনি সেই জীবিকার বৈধ ও অবৈধ ব্যবহার-পদ্ধাতি ( 
সম্পর্কেসমীমা ও নীতি নির্ধারণ করে দিবেন। ১৭. মিথ্যা গড়া বা মিথ্যা আরোপ তিন প্রকারের হতে পারে। | 
প্রথমতঃ এই বলা যে, আল্লাহতাআলা এ অধিকার মানুষকে সোপর্দ করেছেন। দ্বিতীয়তঃ এ কথা বলা যে, ( 
৫ উঠি ০৯০৮০৮১৮৮০১ 
আল্লাহতা”"আলার প্রতি আরোপ করা, কিন্তু সনদ স্বরূপ আল্লাহতাআলার কোন কেতাব পেশ করতে না পারা। 


6 

YS 
ou 
রি 
$৬% 


১০, 


৫ 
& 
০৫ 

bt 

৪৭ 
১ 

৫ 


৯৬৬ 
১০৯, 
উড 
$% 

৫ 

৫ 

৫৫7৫ 
2% 

১ 
5 
৬ 

$$ 

৬৬ 

৫$ 

টু 

@ 
<> 
$& 
৬৫৫ 
৪৪৪ 
১৫৬ 
ক 
এ, কিং 
$-$ (১১৫) 
%৫ 
(১১৫৯ 
$ $$ © 
0.9.0.৫ 
৬৪৬ 


এ ৫৫ 
ভিড 
০৮৫, 
৮৫ 
8৫৭ 
৮৫৫$ 


২০ 


0 
Ld 
৫ 

ডি 


রী 
৫.২ 
LQ 

৫ 


> 
৬ 


© 
৫৫৯ 
500 
টু 
CS 
২৯৪৫, 


0 
0) 


$9 
৫৯ 
তে 
৮৫ 
ও 
৫ 


৫ $-৬% 

8৬ ৬ 

৬৬৬৬ 

৫৫ 
৩১৩ 


টক 
1 

১ টিক ৯, 
৪৪৬৬ 
৬ 


৫ 
COOLS 
এ ১৯৫, 
2 
CLP 
টি 
ডক 
৩, 


৫১৫৯৯ ORO 
১%% 


১ 


NOR nO 
eee 
রি ৫৮৭ 
e০৫০ 
০ ১৫১ 
CLL 
AAG 
OOP 


৫৯ সিসি সাত সদন ৬ ০০ ৬০ 8 PN San ০৪০ AT" 
০ ১১ ১৫ 
CD) ৫ 
১, 
bl 
ডি 
১ 
রি 


১ 
টু 
৫ 

১ 


$ 


টি 

6২৯ 

@ 
৩, 
৫৬৫ 


0 
০ 
কু 


৫, 
১ 
<) 


On 0 nC am 0 <) 
৪৪৬ 
কত 
১০১৫০ 
৩৫৫ 
১৫১ 


রে 
টি 
৫ 


৫ 
SEL 
CL) 


৫ 
৬৫ 
CX AL 


৬৬ ৫১ মস্ত 


১৮৭ 


2/2 
+A ছু ৮৫৫ 28৬ 2 ৫0৮6 ৩ পু এ ত্র তি 
LBV) ৩ brs ০5 2 ৬১৬ CPDL LS 
যমীনের মধ্যে অণু সামান্য কোন তোমার থেকে গোপন না এবং 
পরিযাগও রবের থাকে 
/৮ 2 পরত ৮7 2 পরত 5 স্প্প PE e dy 
%্পি শট 5১ 02 2 শি 5 ৪ | ৮৮ ১ 


বৃহত্তর না আর এটার চেয়ে ক্ষুদ্র না এবং আসমানের মধ্যে না আর 


১৮ খু gh 20856) পা 9 ৬৮৫ 5৬০ 0 ৭) 


কোনভয় নাই আল্লাহর বন্ধুদের নিশ্চয় সাবধান 
(জেনেরাখ) 


সুস্পষ্ট কিতাবের মধ্যে এছাড়া 
তাবে লিবিত আছে) যে 


8697৫ 511 0) BOI ৮5 শু 9 


22 


১ 


তাকওয়া অবলম্বন ও ঈমান যারা দুঃখিত হবে তারা না আর তাদের 

করেছে এনেছে উপর 
পাড়ি. 22 5৮৮2 & পিজা SENDA BL 
৩১১৯ I 359 ও 2 CO Bl 3 ৬৮৯ rd 


কোন নাই আখেরাতের মধ্যে এবং দুনিয়ার জীবনের মধ্যে সুসংবাদ তাদের জন্যে 


; 28 টি? / ৮৯ | টি 
পাও 2 ৫ 215 1 সহী এপ 4 7 ৬1 
৬০১০৩ ) © | 550 ৯১ ১৬ ৫) ৩ 
তোমাকে না এবং বিরাট সাফল্য সেই এটা আল্লাহর কথাগুলোতে 
দুঃখ দেয় 


921৮ 


৬- 
১০০৯ 

৩0৯ 
ধা 


আসমান ও যমীনে একবিন্দু পরিমাণ জিনিস এমন নাই-_ না ছোট, না বড় যা তোমার আল্লাহর দৃষ্টি 
হতে লুকিয়ে রয়েছে এবং এক পরিচ্ছন্ন খাতায় লিপিবদ্ধ নয়। ৬২-৬৩. জেনেরাখ! যারা আল্লাহর বন্ধু, 
যারা ঈমান এনেছে এবং যারা তাকওয়ার আচারণ অবলম্বন করেছে, তাদের জন্য কোন ভয় ও কষ্টের 
কারণ নেই। ৬৪. দুনিয়া ও আখেরাত উভয় জীবনে তাদের জন্য কেবল সুসংবাদই সুসংবাদ রয়েছে। 
আল্লাহর কথা সমূহ বদলাতে পারে না। এটা অতি বড় সাফল্য। ৬৫. হে নবী! এই লোকের! যেসব 
কথা তোমার প্রতি আরোপ করে, তা যেন তোমাকে চিন্তান্বিত করতে না পারে। ইয্যত সম্মান 
সবকিছুই আল্লাহ্‌র ইখ্তিয়ার ভুক্ত। তিনি সবকিছু শুনেন ও জানেন। 


পারা-১১: 


৫৫৫৯ 

৫৫ 

bb 
৬৬ 


১৩ 


Ke) 
৫. 
bd 
৫৫ 


৫ 
৫ 
৮৫ 
$€ 


১১ 
ক 

5 

চটি 


0 


৫১ 
0 


৫৬ 
কক 

রঃ 
১ 


0 
® 
0 


১৫, 

bt 
৫৫৫ 
উকি 


৩ 


0 
০৫ 


$ 


2 


২৩, 


৬ 


১ 


৬, 


৫৫৫১ 
উড 
৫4 
ক 
AD 


০ 


১৩০, 
AIO 
Com 
FES 
SESS 
EOD OO 


টে, 
bt 
® 
ক 


৫৫৬ 
১৫১ 


১৬, 


৬৬ 


৫ 


2 
১৫ 


> 0 

উ৬৬৬ 

৬5৪ 
ডি৬$$৬$৪৮৬৪৬ 


০১ 


০৯৫ 
৬ 9‘ 


© 

৫৫ 
© 

০১ 


এ, 


6৩ 
৫ 
84 


Om 
৫৫. 
CLLRS 


0) 


১৫১ 

টি 
ক 

১ 


৬, 


0 
0 
0 


OO mS 
AEA 
COA 
০১৫১৯ 


৫ 
bt 


(১৫৫ 
LLLP 
0.0.0 


১৫১ 


১ 
৫, 


৫৯৫৯ 
চক 
5 


১ 


১১০০০০৩০১০০, 
৪৬৬৫ 
কিউ কিউ 


এ 


কক 


0 


১০, 


০, 

৪ 
bY 
ডি. 
CY 
{| 
LE 

গে 

ৰ 


পারা-১ ১৭৭৫ 


YY 


এ 


ত $$$ 
0 A A 2/ নি. ০7৫৫ 114৫ ee ৩ L bd সস পর HOO 
টু VA টা টু ৫ 1339S 
৩ 2১০৪8 ৬ ৬৮ এ ৬৮০১ 5৮4৮6) IBY 
$$$ কিসের এবং পৃথীবীর ht যারা এবং আসমানস মধ্যে যারা অল্লাহরই নিশ্চয়ই সাবধান $$$ 
৬৬৬ হে আছে. মালিকানাভৃড দয ক, 
৬ bE টি 25৮ ৬৯৬৬ 
2৬ ছাট $ 41 ৩১১০ 05৩৩ 0235 AICI 
তি ০১৮৩ ৩ dl ২১১ ৩ ০৯৩৩ 05৯ শি 28 
YP না (তাদের কল্পিত আল্লাহ ছাড়া ডাকে Lod, অনুসরণ 6 
শরীকদেরকে করে 1 


০০০ 

৪৫ 
৮ 
চি 
ED) 


৫০ 


ডে 
x ৮45 ৮592৮ 0.0.0 ) 
(0) 51 7 নে ৯৬৫ 
ৃ ১ 28 9০৮০০ SL ০ ৩? 6৪ BD) 18525 
{ রাকা যিনি তিনিই মিথ্যা এছাড়া তারা না এবং ধারণার এছাড়া ধরেও 
€ (আল্লাহ) অনুমান করে ৫ 3 
৮4 £ ০ টি 2৬ 5৮ ১2 পার্ট চা রত (৫ 
( 5 ০) & ee I; 9 2 পিজি ০ | $3 
১৫-$৬% ৬৫৬ 
$$ এর মধ্যে নিশ্চয়ই উজ্জ্বল দিনকে এবং তার তোমরা যেন রাতকে তোমাদের 2৫৫৫ 
৫ < রয়েছে (বানিয়েছেন) মধ্যে শান্তি পাও জন্যে "09% 
৫৫৬৬641১৮৮৮ ৯৬4 4৫৫ রি এ পণ ১৫৬৫ 
CXL) র্‌ z A ৯০৩১ রে ৮১৮১৫ 5৫ (৫4৫ 
নি Wl তা] 1৯ © ১৯৭৮০ 2 ২১৪১ ৫৫ 
০০০৫১ Om Q 
৫ (প্রকৃত পক্ষে) সন্তান আল্লাহ গ্রহণ তারা যারা উন কানে। রে লি 4 
$+%4 তিনি গৰিত করেছেন বলে শোনে জন্যে নিদর্শনাবলী ++ 
$$$ ০54,7০5 28 
$+$৫ ৭ রত ৫-৫১১৯২১৯৫ 
EE 3G ৫১০২০ 3 ৩৫১৬০ পি 
(ঠ নাই পৃথিবীর মধ্যে যা এবং নভোমন্ডলে মধ্যে যা তারই অভাবমু তিনি $$ £0 
ee 2 iS cr BIE, e050 
0 SO OS রণ w তর A শি | ঙ “> (১১৫৫১ 
৮৬৬৩৫ (৮ ০১1 ১শর্প A 2 se RAL TO 
রঃ প্রত ০৯501 ৮1৩৪ ০০০ ৩৪ তি 
(৫ না যা আল্লাহর উপর তোমারাকি এই তোমাদের প্রমাণ কোন তোমাদের ১৫ 
(৯০৫৫ এ bi i ৮ ্ঃ OO nO nO mC 
১ বলছ দাবীর) সম্বন্ধে কাছে ৫৫৫ 
প$৫ - 2৫ ৫ 6066 
$৩ 9৫ সেও 2 
৫. ২ 
১১ ০৮১০০১০১০৯৩, 
৫৫. তোমরা জান ৫ 
LLL : 1৫৪৭ 
$$$ ৬৬. জেনে রাখ! আসমানের বাসিন্দা হোক কি যমীনের সকলে ও সবকিছুই আল্লাহর মালিকানাতুক্ত। 4? 
₹% যারা আল্লাহকে ছাড়া (নিজেদের মনগড়া) শরীকদেরকে ডাকে, তারা নিছক ধারণ্য ও অনুমানৈর $5433 
GE 
$$$ অসুসারী, আর শুধু কল্পনাই তারা করে। ৬৭. তিনি আল্লাহই, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন $33 
$0 
2% এই উদ্দেশ্যে যে, সেই সময় তোমরা শান্তি লাভ করবে এবং দিনকে উজ্জ্বল বানিয়েছেন। তাতে ৫৫% 
১৬ ৫ এ কী ক, 
তিক নিদর্শনসমূহ রয়েছে সেই লোকদের জন্য, যারা (উন্মুক্ত কর্ণে নবীর দাওয়াত) শুনে। ৬৮. লোকেরা ৫. 
৫? বলেছিল যে, আল্লাহ একজনকে পুত্র বানিয়ে নিয়েছেন। মহান পবিত্র আল্লাহ! তিনি তো বু 
++ মুখাপেক্ষীহীন। ও যমীনে ফা কিছু আছে, তীরই মালিকানা; তোমাদের নিকট এ $$ 
1৬ ৮ কাত 8288 
৫৫ কথার কি প্রমাণ আছে? আল্লাহ সম্পর্কে তোমরা কি এমন সব কথা বল যা তোমাদের জানা নেই। ৫১2 
৬৬ ডক, 
৫ কউ 


6 
>) 
সি 
টি 
LD) 


(৫ সূরা ইউনুস-১০ ১৮৯ পারা-১১ $$$$? 
ডক. ৫ 
ও পা 22 ১০ ৰম নার J Ad 3343/7 7/2 Z | 22 ১৭ 
০৯১৪ প্৩৫। 4) 0350 05৬১ (৩) Us: 
৭ পপ Pd 0 
£ {তার সফবকাম হয় লা মিথ্যা dys উপর রচনা করে যারা aks বল { 
b K 2 222 2 24 টব ক 
Le ১ রী ৫2 পি তে ৮ Af ২১ 
€ ৩৩৩] ৪৬১১ fd ৪০১ 2 Gn হ্‌] 3 . ££ 
{$$$ আযাব ৮ এরপর  ভাদের আমাদেরই এরপর দুনিয়ার মধ্যে (ডাঙ্গে জলে৷ সুখ $$ 
কেও প্রত্যাবর্তন হবে দিকে (অতি নগণ্য) আছে রর CO 
রং ৰ | 4 2 2 2 D ১০) টু 
এ 2) ৫865 2 66:66 Ug 99৮ 
রি [সেই সময়ের) রে খবর তাদের পাঠকরে এবং তারা কুফরী একারণে রি ক 
7 যখন কাছে শুনাও করতেছিল যা ১-৩১ ৰৈ 
22222 চরণ ৮6 A A ANAL LILI LIOS 
4 0. i রর রর জা 22! EC ৬৬৪৬ 
2? ৮৩৩ ১ oF ্ ০৮-৪৯৫ ৫৮252 0 $828 
£5 আমার ও আমার তোমাদের দুঃসহ হয় যদি হে তার সে $%%% 
2 উপদেশ দান অবস্থান উপর আমার জাতি জাতিকে বলেছিল 99799 
LLL চি BS f ৰ ১১৩৬ 
e.0.0 0. (0 ৮2৫ ৰ্ রে ৮ {Ll NS 
তি ৫ f LYE | ৩৫ 4১) (১৯৩ nl =, 2 তত. 
৮ ক টি 
$$$ তি তোমাদের টে আমি ভরসা অল্তারই তবে আল্লাহর নিদর্দনবলী £44% 
বর কেও (সমবেত কর।  (করনীয়। কান চা করছি উপর দ্বারা 2:৫৫ 
৫৮১০৩, . CPC 
ক 2 টার ০৬৬৫ 
বিন) 4 5 12 | এ EX শে CL HS 2 ১৩ শ) ৫০1 
৫. ৬ 5 Pd ~~ এ ক তে ৮৫৭৫ 
$$$ না এবং আমার তোমরা এরপর সং়পূর্ণ ৮৭ টি হয় না এরপর 171 
৬৬৬ i নিন্দ (যেন) 9৫৫৫: 
1 € | তো ্ 5223 Se 9 2552 
জজ ৬ (82 
88৫৮ ০৮১৯৬ FS দুর ৩৮৪ ys £888 


$$ 


ধৃত আমার নাই কোন পারিশ্রমিক তোঘাদে কাছে ভবে তোমরা মুখ এরপরও _আমাকে তোমরা 


০-৬-৫ 9.0.0.0. 
রি প্রতিদান আমি চাই না ফিরাও যদি অবকাশ দিও $৫৫৫৫ 
86৬ 2 1 পটার ৩৬৩, 
রর (34 2 33234 w 6660৩ 

8 0 02 LH ৩৩০5 3 ৪০1 Be 2 2 

24 আত্ম-সমর্ণণকারীদের অন্তর্ভূক্ত আমি হই যে জামিআাদিট এবং আল্লাহর নিকট এছাড়া 8 
(৫৫৫১৫ LEK LL 

ডি কিন ৃ 
তি হে মৃহাম্মদ! বলে দাও, যারা আল্লাহ সবে মি ও ভিডিন কথা আরোপ করে তার কধনই কল্যান পেতে নারে লা ৭০. দুনিয়ার ৫ 

রা ₹+৩৬ 

2 কয়েক দিনের জীবনে ভোগ নগরে আমদের নিই তাবে করতে ইবে। তন আমর তাদের করা এই রব $$$ 
720% তাদেরকে কঠিন আধাৰের স্বাদ তোগ করাব। ব্স্কুু_৮” ৭১, তাদেরকে নৃহের কাহিনী 'অনাও। সেই সময়ের কাহিনী, যখন সে তার $0.৫৫ 
£৫ ঃ জনগণকে বলেছিল যে, “হে সমাজের তাই সব,” তোমাদের মধ্যে জামার অবস্থিতি ও আল্লাহর আয়াত শুনিয়ে তোমাদেরকে সজাগ ও সচেতন 7 
তি 2৮৮৬ মা বন 


$ £9৫ ৮418 দি 
$2 নিক, আর নাই নিক) আমি নিজে তো মুসলিম হয়ে থাকব'। $$$ 


শন্দার্গ কর-৩/২৫-- 


কিস 
ভি 
১ 
CY) 
8৫৫৫ 9 


৫১ 
ডক 


৮4 অদেরকআমর নৌকার মধ্যে তার সাথে যারা এবং তাকে আমরা তখন তাকে অতঃপর 
$ু (ছিল) উদ্ধার করলাম প্রত্যাখান করল 


টু ৩৬ 463৩ এপ EEE 51 87৮ ? না 
স্থলাভিসিক্ 


০০০০৩ 
ose 

১১৮৫১ 
৬ 
bt 
৮৬৬ 

1৫১ 


গৈ 
C$ 


Q 


৫ 
৮ 


> 
0) 
এ 
0 
এ, 
৮ 
ডি 


৫ 
OO 
৫০১ 
৫ 
৩ 

8 
bt 

টে 
৫ 


< 


সি 
৫ 
ডি 


১১ 


১০৩ 
গং 
৫০৮ 
LL 
8৬৬ 


৩০০৯, 

৮৫ 

৫৬ 

$-& উ 

₹৮৪৪৬৬, 
৫১ 

$২ 

0 
<) 

৫৫৮ 


৫ 
০) 
৭, 
> 
৫২৯ 
হু 
৫১ 
ডি 


<> 
$০৫ ৫৫৬৫৬ 


< 
Le. 
৫৫ 
৫ 
> 


CS 
Xe 
৫৫ 


১৫ 

৩ 

০, 
টে 


১ 


৫ 


রি 
$% 


0 
৫১ 
ক. 


ৃ | এ ul 225 
৩৩ ৫ 12482) TEE LTTE 
হনে & বিষয়ে ০ রি কিন্তু স্পষ্ট নিদর্শন- তারা অতঃপর 

যা হয় ও না বলীসহ তাদের কাছে এসেছিল 


29৫ 5 0% wap rd A Br oA ৫ 
Ge 


১৫০৯ 
0৩ 
উক্তি 
OO 
তত. 
OOO 


0 


} 


& 
টি 
ডি 


এ, 
১ 


> 


9 

১ ডং 
৪৬৬ 
৬৪৬ 


টড 


৫৫ 
১৫ 


ত 
কি: 
১৩, 


৫ 
১৫ 
এ 
১% 
bd 
৮ 


৫৮৫ 

৫৭ 
রি 
রে 


১ 
> 


০১৩১১ 
CNN 
১১৩ 
eee 
১ ৫১৫৯৫ 
১৪৬ 
৯৮৬৪৬ 


20 se রর 0) 4 SE 05 
রা 2 
1285 কিন্তু শত ক 2১ এ 9১ 
১ অহংকার করেছিল নিদর্পনাবলীসহ বর্গের (প্রতি) 


এ ৩ +&১৫ 4 ৮০ শার্ট EAL 732342 NG 
::: 35 Gd ৬ ৩৩ ০০৮৮ 
) ধী 


0 


NG 
টি 


এ, 


স্$ 


৫১৫১৫ 

2 
৫৫টি 
৪৬৬৬৬ LP 
OOO nO a0 nO nC nat 
00000000 
$$8৮$% 


০, 
(৫ 


৫১ (১৫১১ 
উ৬৬৬ 
কউ 
১৫১০১৫১০৮৫৯ 
উকি 
টিটি 
৫৯৫১ 


(৫ 


ক 
৫. 

ডঃ 
© 


৬ 

ট) 
ডি 
ডি 


NG 
৯৬ 


৫ 

৫ 
() 

১ 


a 
সী 
3 
E 
রখ 
A 
বু 
2 
নু 
২ 


0 
কি 
ভাতা 
চা? 
৫১৫১৩ 
bt 


> 
0 


১ 
bl 


রা 
d 
3 
ধু 
1 
ট 
রর 
রর 


ৰা 
P 
3 
f 
বু 
< 
3 
El 
El 
3 
3 


<) 


3 
SE 
ৰ 
নী 
“ 
| 
3 
ন 
I 
রর 
রর 


১৫, 


ন্‌) 

শর 
0 
4 
৪৮৬ 
৫৫ 
SEL 


ৰ ৰদে নিদর্শনসমূহ নিয়ে আসল। কিন্তু যে জিনিসকে তারা 
18 তা আর তারা মেনে নিল না। সীমা-লংঘনকারী লোকদের উপর আমরা 
$2 এমনিভাবেই মোহর অংকিত করে দেই। ৭৫. এর পর আমরা ও হারুনকে আমাদের চি, ও নিদর্শ 


& 
bt 
৫৫ 
রঃ 
৯ 


৩, 
চটি 
bo 
LY 
১ 


Hd 
= 
TE 
রঃ 
A! 
1 
EF 
4 
রা 
3 
রঃ 


৯ 
৫, 
৯ 


রি 
৫ 

১ 

৪ 


টি 


৬ bo 
(করল ; আর তারা তো ছিল অপরাধী লোক। ৭৬. অতএব আমাদের নিকট হতে যখন প্রকৃত সত্য তাদের 
সামনে আসল তখন তারা বলল যে, এতো সুস্পষ্ট যাদু। 

৪৬৬ 


১৮০, 


OO nO 
কক 


রো 

১, 

bt 
৪৬ 
৬৬ 


১০, 


০৫৫৯ 
৬৬ 
১%% 


১১৪৩, 
৬, 
টি 

oO 


0 


Com 
COLLINS 
8৬৬৬. 
> ১০৮৫৯০০০২১৮, 


0 
ু 
> 


১ 


0 


8° 
৫ 


৯ ০৩১১০, 
eee 
চট 88, 

0 0 a On 


১ 


OO nO a0 nO nO ne, 
COLL LLL 
চ৪৪৮৪৬৬৬ 


১৩, 
০, 


+$ 


৩৫ 


উ$ 
১, 
৬৮৬৬ 


০১৫৫৯ 


না আর 


4০০ 


৬ 


9০১০ 


সংকোচৈ এটাকে যাদু বলে অভিহিত 


(তা) এসেছে 


১৯১ 


নয ১৩৯০০ মি Gl OIE ও 


এটা যাদৃকি তোমাদের কাছে যখন সত্যের্রতি তোমরা 


(এ্পকথ) বলছ কি 


৩৩০ ৬০ (০ ঠিও ০৯৯ 28 


আমরা তা হতে আমাদের বিঘুত আমাদের কাছেকি তারা 


যাদুকররা সফলকাম 


পেয়েছি যা করার জন্যে তুমি এসেছ বলেছিল 


৮? ANE 


না কে 


964 ৮৮০৫ US 


যাদুকরকে প্রত্যেক আমার কাছে ফিরাউন বলল এবং 


আন 


যাদু এ 


করেন 


2 3/ 25 


51 357 


80157 


ফাসাদকারীদের কাজকে পরিশুদ্ধ না আল্লাহ নিশ্চয়ই তা শীঘ্বই আল্লাহ নিশ্চয়ই 


9 2755) 4 CHG CHI 


ধান ওক তোমাদের হয় এবং আমাদের 


দুজনের জন্যে (যেন)  পূর্ব-পুরষদেরকে 


06 599%% LN 


০৮০৭ 


85012 ০০০ 5 35% PEAY? 


নি হত ক দু বট শে 


৯১৯১ Yds 2s is 


% 0৬1 ES GH 


Ed বলল রি দু নিক্ষেপ 
করার 


দ্য 2) 6,4৮2 ৫ 91 


PAM 


ব্যর্ঘকরে দিবেন 


“নন, মূসা বললঃ "প্রকৃত সত্যকে তোমরা এসব কি বলছ, যখন তা তোমাদের সামনে এসে পড়েছৌ 
এ কি যাদু? অথচ যাদুকররা কখনো কল্যাণ পায় না১৮। ৭৮. তারা জবাবে বলল ঃ “তুমি কি এই জন্য 
এসেছে যে আমাদেরকে সেই পথ ও পন্থা হতে ফিরিয়ে নিবে, যার উপর আমরা আমাদের বাপ- 
দাদাকে পেয়েছি, আর যমীনে তোমাদের দুঙ্জনের প্রাধান্য ও কর্তৃত্ব কায়েম হয়ে যাবে? তোমাদের কথা 
তো আমরা মেনে নিতে পারি না।” ৭৯. ফিরাউন (নিজের লোকদেরকে) বললঃ “প্রত্যেক পারদর্শী দক্ষ 
যাদুকরকে আমার নিকট উপস্থিত কর।” ৮০. যাদুকররা যখন এসে পৌঁছিল, তখন মূসা তাদের বলল 
“তোমাদের যা কিছু নিক্ষেপ করার, তা নিক্ষেপ কর।” ৮১. পরে যখন তারা নিজেদের যাদু নিক্ষেপ 
করল, তখন মূসা বললঃ তোমরা যা কিছু নিক্ষেপ করেছ, তা যাদু। আল্লাহ এখনই তা ব্যর্থ করে 
দেবেন। ফাসাদকারী লোকদের কাজকে আল্লাহ শুদ্ধ হতে দেন না। 


১৮, অর্থাৎ বাহ্য দৃষ্টিতে যাদু ও মুজেযার মধ্যে যে সাদৃশ্য দেখা যায় তার ভিত্তিতে. তোমরা বিনা 
করছো; কিন্তু অজ্ঞানেরা, তোমরা এটা দেখলে না যে যাদুকর কি 
প্রকার চরিত্র ও ব্যবহারের লোক হয় এবং তারা কি উদ্দেশ্য সাধানের জন্য যাদুর ক্রিয়াকান্ড দেখায়! 
কোন যাদুকর কি নিঃস্বার্থভাবে বিনা দ্বিধায় এক পরাক্রমশালী শাসকের দরবারে এসে তার পথগ্রষ্টতার 
জন্য তিরস্কার করে এবং তাকে আল্লাহ পরস্তি ও আত্ম-স্ুদ্ধির আহ্বান জানায়? 


ডি 


৫ 
৩, 


৫ 
ডি 


6) 


6 


১০, 


১ 


QO 


১৫৪১০, 
১৫ 


9, 


৫ 


২০, 


১, 
১৫৯ 


ক 


১৩, 
০, 


0 


০, 
১০, 


৯, 
২৩ 


১৩ 


১৫, 
৩, 


৫ 


১১ 


ক 
ক 


৩, 
0 


0 


0 
১৫, 


১০১, 
১ 


Cc) 
ডি 


৫ 
২, 


৫১ 
6 


১9, 


৬৬৫৩ 84 
$$$ সূরা ইউনূস ১৯২ পারা-১১৫%৫ 


Oa nO a? 
৬৬৬৬ জকি, 
4 । & ১ ৫ 
০৫১, রত £2 উজ > CPDL 
০০) EE তা ** ৮৬৪ 
SRLS Nr | 6১ 2 4544 ৫ স্ত। | ১৯৩ 5 2 
৪৪৬ ৬৬৬ 
(৫ NO nO a OO, 


0 

4 
ক 
Le 


৫ এরপরও কি পছ যদিও এবং রী সত্যকে আল্লাহ সত্যে পরিণত এবং 


6০. 
যত লা করেতো) অনুযায়ী করবেন কৃ? 
বে (৫5 ১৫ 22 5552 22122 
র্‌ y ১৮ ৩০৯৮ ৪45 ৫ (02 ০১১ ন)1 (95225 2 রর 
(4 ফিরাউন থেকে ভয়ের কারণে “তার ' মহতে বংশধর গছড়' মূসার প্রতি ঈমান ৪৫৫ 
চর জাতির ০ (সেদেশের লোক) আনল ৫ 
৫১ 0 OLD 
০৫৫ রি A 5৫৮ 7 EEG 
1৭ | পর ৫. পরত ৫ 242 $$৮$ 
2 8০58 ০৩৩ ৫ ০১৮১ 0 5 ৮৪৫ ৩1৮5 II 
43 দেশের মধ্যে অবশ্যই “ফিরাউন নিশ্চয়ই এবং তাদেরকে সে যে তাদের কর্তা ও ৃ 
৪৬৬৫, 79 (ছিল) 2 করবে টা ধর 
22505281508 £ টা 42 
7? OL 238 220 2 OCs তি 45) ১ 
A) et) EO Om 
৫৫ তোমরা যদি হে মূসা বলল এবং তমাল, অবশ্যই নিশ্চয়ই এবং রর 
তি | আমার জাতি কারীদের অন্ততুক্ত সে 4 
৮৬৬৮৬, 25:57 2. পিএ পা ৫. এ স্টার ৬। 
1৫৫4৫ স্ব এনা nl 12 এত ৩০১2 ক 
5 9৫৮৮০ PS OLS এ 20৬ নিও চু 
৬৫৬ আর্ত সমর্পনকারী তোমরা যদি তোমরা তবে আল্লাহর ঈমান ৫21 

(অর্থাৎ মুসলমান) হও ভরসাকর তীরই উপর উপর এনেথাক 2% 

৫: 


৮২. আল্লাহ তীর ফরমান দ্বারা হককে হক্‌ করে দেখিয়ে থাকেন, অপরাধী লোকদের পক্ষে তা যতই 22425 
2 দুঃসহ হোক না কেন। বব্ছু-১০ ৮৩. (তার পর দেখ) মৃসাকে তার লোকজনের মধ্যে কয়েকজন $$$ 
£444৫৫ যুবক ছাড়া ১৯ কেউ মেনে নিল না, ফিরাউনের ভয়ে এবং নিজ জাতির নেতৃস্থানীয় লোকদের ভয়ে। $৫৫৫ 
৪৪৬ (তাদের ভয় ছিল এই যে) ফিরাউন তাদেরকে আযাবে নিমজ্জিত করবে। আর ব্যাপার এই যে,ফিরাউন 1৬৮৬৬ 
৫ দুনিয়ায় শক্তিমান ও প্রতিষ্ঠিত ছিল। আর সে ছিল এমন লোকদের মধ্যে একজন, যারা কোন সীমাই 4৫৫ 


৮$% মানত না২০। ৮৪. মূসা তীর জাতির লোকজনকে বললঃ “হে লোকেরা, তোমরা যদি সত্যই আল্লাহর 2 
১%% প্রতি ঈমানদার হয়ে থাক তা হলে তীরই উপর ভরসা করো যদি মুসলিম হয়ে থাক।” ১৫ 
৫০৮০, 2 

{ ১৯. মূল পাঠে 45 ১5 (যুররিইয়াত) ব্যবহৃত হয়েছে। এর অর্থ-- বংশধর, সন্তান- সন্ততি। অনুবাদ $9 0 

৮%% করা হয়েছে- ‘যুবক', প্রকৃত পক্ষে এই বিশেষ শব্দটির ব্যবহার দিয়ে পবিত্র কুরআন যা বলতে ৫ 
১ চেয়েছে, তা হচ্ছে- এই বিপদসংকুল সময়ে সত্যের সঙ্গ দিতে ও পতাকাবাহীদেরকে নিজেদের নেতা $4৫৫৫ 
$$$ বলে স্বীকার করে নেয়ার মত সাহস কতিপয় বালক বালিকারা তো প্রদর্শন করেছিল, কিন্তু পিতা-মাতার 413 
4 $$ এবং জাতির বয়স্ক লোকদের এ সৌভাগ্য লাভের সুযোগ ঘটেনি। সুবিধাবাদ, স্বার্থপূজাও নিরাপদ- $$ 
$২ $ নির্বঞ্চাট থাকার বাসনা তাদেরকে এত দুর প্রভাবিত করে রেখেছিল, যে- যে সত্যের পথ বিপদ-সংকুল 2 
$%%% তার সঙ্গ দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল না। বরং তারা বিপরীত পক্ষে তরুনদের বাধা দিতে থাকে $%%$৫ 
৫২ যে, তোমরা মুসার ধারে কাছেও যেও না। যদি যাও, তাহলে তোমরা নিজেরা তো ফিরাউনের গযবে ৫৫ 
৫৫৫৫ পড়বে, আর সেই সংগে আমাদেরও বিপদে ফেলবে। ২০. অর্থাৎ নিজেদের উদ্দেশ্য সিদ্ধির জন্য সে $৫৫৫ 
2? কোন মন্দ থেকে মন্দতর পন্থা অবলম্বন করতেও দ্বিধা করতো না; কোন অত্যাচার, কোন. অসতভা, ২ 
2 কোন পাশবিকতাও বর্বরতার অনুষ্ঠান করতে কুষ্ঠাবোধ করতো না.। নিজেদের কামনা-লালসার £4224 
£4 পশ্চাতে যে কোন সীমা পর্যন্ত যেতে পিছপা হতো না। এমন কোন সীমাই-ছিলনা যে পর্যন্ত গিয়ে তারা 282, 
YPN "ক্ষান্ত হতে পারে। 25 


0 


OO 


্ 


ক 


৮ 


৫ 
১ 


৩ 


১০ 


0S 

2) 

ক 
৬৬. 


০, 


৫ 
টি 
টি 
৫ 
৫ 

৬ 


৫ OO nO 
$% 
৫ 
৮৫ 


৫ 
৬৬ 
৪৩, 


: 


8৫% 

bb 

৬ 

£% 
0 
® 


১০, 


১2124251৫1৩ রা ৃ্‌ 
BRD 2 USES I Ge CEG 2h ৫515 
আমরা ভরসা 


আল্লাহর উপর ভারা অতঃপর 


0 


৯৬৬: 


জন্যে বানিও আমাদের রব কবেছি 
লন ওপর পার্স পরি ১৫12 ১7) লা রত ৫ Js 
ঠা 4982) BGs ৬৮০2 LH 5 0G 
আমরা ওহী এবং (যারা) জাতি হতে তোমার আমাদেরকে এবং hl 
করলাম কাফের রহমত দ্বারা যুক্তি দাও রা 


< 2292 পণ এ ৮৫ দে তের সর্প 2d 1 35 1 

2 ৩2৮ ras তত) 1% Of ৪৮ 2 &% BY 

এবং (কয়েকখানা) মিশরে তোমাদের দৃজ্নের দু'জনে যে তার ভায়ের ও প্রতি 
ঘর জাতির জন্যে স্থাপনকর (প্রতি) hh 


৫১০০ 22274 দিদির নার রি ৮৬৬৬৬ 
SOUS tS 5 ১1589 দু G32 13421 SE 


ঈমানদার সুসংবাদ এবং নামাজ তোমরা এবং কেন্দ্র তোমাদের তোমরা 


বু 


১৩ 
® 
১৩, 
bd 
১.0. 
এ 


১০, 


১৫, 
৮ 


১৩. 
১০, 


9 
0 


€ 


০০, 
৬ 


০ 
৫৫ 


৩ 


১৩, 


(০৫১৫১ 
৪৬ 


৩ 


ক 
৫ 
৪৫ 


৫. 
৫ 
১ 


১ 


0 


-দেরকে দাও প্রতিষ্ঠাকর রূপে ঘরগুলোকে বানাও 
ৰণ 4 ALAS LAA ARE EA 5 ANNE তর (১ 
৮৯১৫ এ ০৯০১ ত ১) 57 (5552 0 ৮৮৬৬৪৬৬ 
তার এবং ফিরাউনকে তুখি নিশয়ই হে মুলা বলল এব 
পরিষদব্কে দিয়েছ তুমি আমাদের রব 


*-ললল্ল্ল্লল্্িতলিটিলউিলি লিজ SSS FETs tT 

৮৫. তারা জবাব দিল ২১, “আমরা আল্লাহরই উপর ভরসা করেছি। হে আমাদের রব, আমাদেরকে %$ 
যালেম লোকদের জন্য ফেত্না বানিও না”। ৮৬. ও তোমরা নিজের রহমত দিয়ে আমাদেরকে কাফের 4 
লোকদের হতে মুক্তি দান কর। ৮৭. আর আমরা মূসা ও তার ভাইকে ওহী করলাম যে, মিশরে কয়েক £$ 
খানা ঘর প্রস্তৃত কর এবং নিজেদের এই ঘর কয়খানাকে কেবলা বানিয়ে নাও! নামাজ কায়েম কর২২ ৫ 
"এবং ঈমানদার লোকদের সুসংবাদ দাও। ৮৮. মূসা দোয়া করনঃ “হে আমার রব, তুমি ফিরাউন ও $$ 
তার পরিষদবর্গকে দুনিয়ার চাকচিক্য ও ধন-সম্পদ দান করেছ। হে আমাদের রব, তা কি এই £%%% 
জন্য যে তারা লোকদেরকে তোমার পথ হতে গোমরাহ করে অন্য দিকে নিয়ে যাবে? ১৫৫৬৫ 
২১. মূসা আঃ) এর সঙ্গে দেওয়ার জন্যে যে তরুণেরা প্রস্তুত হয়েছিল এ উত্তর ছিল তাদের । এখানে 84 


* 1) (তারা জবাব দিল) এই সর্বনামটি জাতির পরিবর্তে বসেনি, বংশধরদের পরিবর্তে বসেছে। বাক্যের { 
পঃ থেকে এটা বুঝা যায়। ২২. সরকারের যুলুম ও বনী-ইসরাঈলের নিজেদের ঈমানের দূর্বলতার 11482 


কারণে মিশরে ইসরাঈলী ও মিশরীয় মুসলমানদের মধ্যে নামাযে জামাআতের ব্যবস্থা লুপ্ত হয়ে গিয়েছিল, ৫৫৫৫+ 
৮৬৬ 


: ৬. 
আদায় করার হুকুম দেওয়া হয়। এই গৃহগুলিকে কেবলা করার অর্থ হচ্ছেঃ এই গৃহগুলিকে সার! জাতির জন্য IY 
কেন্ত স্বরূপ গন্য করা এবং এরপরই “নামায কায়েম কর” বলার অর্থ হচ্ছে, বিচ্ছিন্ন তাবে নিজ নিজ ; 

লোমায আদায় করার পরিবর্তে লোকেরা যেন নিদিষ্ট স্থাবসমূহে জমা হয়ে নামায পড়ে। 


১৯০০৪, 
৬৬৬. 


১ 


চি, 


০) 
b-& 
৬৬৬৬ 
PLL 
রি 


৩, 


0S 
ক 
$$$ 


১ 


৯, 
টি 
রি 
$< 
0 


এ, 


ঞ 
ক 
চি 


১৫ 


৮৫ 
৬ 
৫ () 
0 ৫১ 
0 ৮& 
৪৬৫৬৬ 
$$-$-৯ 
৪৯৫৬ 
৫৫৬৯৪ 
$৮-$-৮$ 
৮8৯৯: 
৪৬৭ 
6 9 
$2 ঞ« 

© 
১৫, > 


0 
৮৫ 


৫১ 
8 
ডি 
bd 
রঃ 
১ 


(0) 
@ং 
ঞ 
$৫ 
On On 


0 


0 
60. 


১৩ 


৩, 
০ 


ক 
৫ 


0 
১৫, 


২০, 


৫ 
৮ 
৬৬ 
রা 


ত 

9 

® 
ও 


০ 
১৯, 


৫ 
৫S 


0 


১৯৪. পারা-১১ ; 


22৮ ER ১১৩৩5 7৮ A 0৩৮৪ ৬৫ 


5 কঠোর কর ও 


না অস্তরগুলো টিটি তে রর আমাদের রব 
CES ৬৫ 53 06 929 G0 Bd 
তোমাদের Ld নিশ্চয়ই sad মর্মন্তুদ আযাব ৫ Ud 
দুজনের প্রাথনা টি 
SCS < dl 0 EE 545 ৩০০৩ 
জ্ঞান রাখে না এবং 
ক 


ডু £% 2৮৫৫৮24৫225 
0 ১ GA "দঃ 2 ৫০১ $5 & ৩১৮ 
সে ডুবে যাওয়া তাকেপেল যখন বিদ্বেষ ও সীমালঙ্গন তার 
বলল ৮ Eo বশতঃ সৈন্যবাহিনী 


(4৮৮) 1 ৮৫ ০ ৩৫০ ৬ শ)। 201 ) 451 Liat 
ইসরাঈলের সন্তানরা তার ঈমান যিনি (তিনি) 5 এইাবলো৷ আমি ঈমান 


উপর এনেছে (সেই সত্তা) ছাড়া ইলাহ যে আনলাম 
রণ 5 5৮৪৫ রত পাও 54 রর পর্ণ 
224 ১৫ ৫১০ ৩৫ 5 ০ঠা 9০৯৮১ 58 | 
বং ইতিপূর্বে তৃমিঅঘান্য নিশ্চয়ই এবং এখন কি আত্মসমর্পনকারীদের অন্তর্ভুক্ত আমি এবং 
করেছ (যান আনলে) জঅর্থাং মুসলমানদের y 
তেও 222 রণ ৫ ৯ 
© iis FE ও 
বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত তুমি ছিলে 


০-৫৫৮৫৯৫ 
৫৫ 


০১০ 
উড 


9 


oo 
৫% 


OC nO 


৩০০০৮, 
LPS 
ঙ 


হে আমার রব, তাদের ধন-এশ্চর্য ধ্বংস করে দাও এবং তাদের দিলের উপর এমন 'মোহর' করে দাও যেন, 
তারা ঈমান আনতে না পারে- যতক্ষণ না পীড়াদায়ক আযাব দেখতে পায় ২৩। আল্লাহতা”"আলা জবাবে 
বললেনঃ “তোমাদের দুইজনেরই দোয়া কবুল করা হয়েছে। দৃঢ় মজবুত হয়ে থাক এবং তাদের নিয়ম-নীতি 
৷ অনুসরণ করোনা, যারা কিছুই জানেনা ।” ৯০. আর আমরা বণী-ইসরাঈলকে সমুদ্ু পার করিয়ে নিলাম; 
এদিকে ফিরাউন ও তার সৈন্যবাহিনী যুলুম ও বাড়াবাড়ি করার জন্য তাদের পিছলে ছুটে চলল- শেষ পর্যন্ত 
ফিরাউন যখন ডুবে যেতে লাগল, তখন বলে উঠলঃ আমি ঈমান আনলাম যে প্রকৃত রব তিনি ছাড়া আর কেউ 
নেই, যার প্রতি বনী-ইসরাঈলের লোকেরা ঈমান এনেছে, আর আমিও আনুগত্যের মস্তক ন্তকারীদের মধ্যে 
একজন। ৯১. (জবাব দেয়া হল) “এখন ঈমান এনেছ, অথচ এর পূর্ব পর্যন্ত ভূমি নাফরমানী করছিলে, আর 
বিপর্যয়কারীদের একজন ছিলে। 

২৩. হযরত মূসা (আঃ) তীর মিশরে অবস্থান-কালের একেবারে শেষ সময়ে এই প্রার্থনা করেছিলেন। উর্পযুপরি 
জাল্লাতাজালার নিদর্শন সমূহ (মুজেযা) দেখে নেওয়ার ও দ্বীনের সত্যতা পূর্ণরূপে প্রমানিত হয়ে যাওয়ার ও পূর্ণ 
সতকীকরণের পরও ফিরাউন ও তার পারিষদবর্গ তবুও যখন সত্যের শক্রতায় একান্ত হঠকারিতার সঙ্গে লিন্ত 
ছিল তখন মূসা (আঃ) এই পার্থনা করেছিলেন! এরূপ অবস্থায় পয়গস্বরের বদ্‌দোয়া (অভিশাপ) কুফরীর উপর 


জিদকারী কাফেরদের সম্পর্কে আল্লাহতাআলার ফায়সালার অনুরূপই হয়ে থাকে; অর্থাৎ তারপর আর তাদের 
৪" ঈমান আনার সুযোগ দান করা হয়না। 


(> 


সি 


২৫, 
0 


O nO nO a 
৫৫০০৫ 


0 


৫১৫০ 


০2৫, 
LLL 
AILS 


২০ 


(০৫১ 
কও 
© 


৫ 
CAD 
কিক 


৯৫ 
$$$ 
@ 


টি: 
৬. 


৫১০ 
চর 
১৩, 


১ 


bt 


৫১ 
oo 
® 


o 


১৪, 


9 
> 


(> 
চe 
৪ 


০৫ 
ক্র 
0S 
=) 


০১০৫১, 
8:8৫ 
৫১৫ 


০৬ 
টি 
১০১ 


OPPO PY 
৮৮৮৮৬৬৬১৬৬৬ 
8৬৬৬, 


৫১ 
৫ 


© 


0 
$$ 


২১, 
৬ 


১ 
o> 


৫ 
ডি 


0 
0 


১০, 
৫১ 


৫ 


৬, 
0 


0 
ক 


০ 
২ 


৫৫ 
১৫ 


PCP 


৫৯ 
ELS) 


৫ 
$$ 


১ 
৩, 


৩ 
১৩, 


৯ 
৯ 


0 
6 


৯ 
১ 


৫১০৩) 
$5 


১, 
৫ 


১ 
১৩, 


OO 
CY 


0 


0 
১০, 


৭৯, 
৬ 


০১০৫১, 
টু 


০, 
২৯, 


স্ব স্ব 
৬৬৬৩ 


২ 


রং 


০৯৩১০] oo owt 
পু সূরা ইউনুস- ১০ | ১৯৫ পারা-১১ ৩, 


ওত, A এ 3 
£8 ৮ | 0 IE 5) OHS ৬১৩৫ ৬৩৪৫ 25 9% 


৫৫$$%% এবং একটি তোমার পরবর্তীতে (তাদের জন্যে তুমি যেন 2, সুতরাং 


১৫৯, 


রা নিদর্শন (আসবে) যারা হও (অর্থাং তোমার লাশকে। রক্ষা করব আজ 
৯ পলা ৮ পে 

৩৬) তন 21251 

XE 26 ০৯৬৫ Gl ৩৫০১৩) ০2125526) 

(7 নিশ্চয়ই এবং অবশ্যই আমাদের হতে লোকদের মধ্যহতে অনেকে নিশ্চয়ই 


গাফেল নিদর্শনাবলী 
». ১18৫৫ ৫ 8 ১৯৮১ শু ৫ 
554391002 26305 5 3১৮৪ 92 052) 92 BF 


পবিত্র EA Niet ভি আবাস ইসরাঈলের সন্তানদেরকে আমরা বসবাস ৫ 


৬৬. 
$ জিনিসগুলো রিজিক দিয়েছি ভূমিতে করিয়েছি 1%%%12 
$$ $$ 3 20 31d 2 2০ তি তির তপ্ত 2 dL ই? 
৬ ৬ ৫১১৫৫ 
কি 2% Sich 4 ৬০১7 (০1 ৮ টি t (১ ্ (৬৮ FFL ut ১-৫১৫ ১ 
৩ oO 
৫১৫ ফয়সালা করে চহ নিশ্চয়ই (সত্যিকার) তাদের কাছে ৫ তারা মতবিরোধ করেছে অতঃপর $$$$$$ 
৫১ ৫১ ১০, 
সা দেবেন রি ন্‌ ::::: 
2 J 9১44 417৬2 2 2122 RS BE 
হত |) ১১৮ ৪3 ০৮ কে (6৯০ 099294 
৫4 তুমি অতঃপর মতবিরোধ “তার তারা দেবিষরে কিয়ামতের তাদের $৫৫94 
02 $9৫ হও যদি করত মধ্যে ছিল যা মাঝে 9.0900. 
%% ৮৬৬৬ 
৮৫৫ 00.2 2 ১৫৬ 
$ ৫ শর 552) )| LUE AY ] jf ( 0৫ নর ৪ $ ৬৩ | SEE 4৫ ৬ SM রি 22 22১৫. 
$$$ ৩১9 ৬5৩ 51 ৩৬ ও ১৭ 
তর কি 7 টি কি উনিই তাহতে লি ধ্য$$$ 
৬৫ £: যারা বত প্রতি করেছি যা ₹-$-$৫৫ 
4 4৫ ৫১৮৫৫ 54৫ $$ 
১৪১৩, ৬2 + Pd ৬৩ ০০০৯০০৩৯১০০ 
0৩০.৩ 00:0:0.0 
8 (9525 si ৬১ we i) 2 iE ৩2০ ৪ ৬ ৪ ১ 
$208: তুমি হয়ো অতএব না তোমার পক্ষহতে প্রকৃত তোমার কাছে নিশ্চয়ই তোমার পূর্বে $$$ 
C=C রবের সত্য এসেছে Ve 2343292 ৮৫ ৫০৫৩৫ 
0১৫ ১০ 6) (১৪ A | (0 2৫৫৩ 
৬৮৬৬, 7 ৫৫৫৫৫১ 
$$%% কিং ৫ 
হত সন্দেহ অন্তৰ্ভুক্ত 00.0.0 
9% পোষণকারীদের ৫৬৬৬৭ 
29 $$ ৫ 
কু ৯২. এখন তো আমরা কেবল তোমার লাশকেই রক্ষা করব, যেন তুমি পরবর্তী বংশধরদের জন্য শিক্ষা $923 


৫) 
২ 


১৫ 


লাভের প্রতীক হয়ে থাক”। যদিও অনেক লোকই এমন, যার! আমার নিদের্শনার প্রতি গাফিলতির $$$ 
$$ আচারণ দেখাচ্ছে। ব্স্কু-১৩ ১৩, আমরা বনী-ইসরাঈলীদেরকে বড় ভালো স্থানে প্রতিষ্ঠিত করেছি। $$$ 
7 $ আর অতি উত্তম জীবন- যাপনের উপাদান তাদেরকে দান করেছি। পরে তারা মতবিরোধ করেনি- কেবল 2৩৩ 
1? $ তখনই করেছে, যখন প্রকৃত ইল্ম তাদের নিকট এসে পৌছেছিল। নিশ্চয়ই তোমার রব কিয়ামতের দিন $ 


১1৫ 
হত তাদের মাঝে তাদের মতবিরোধের বিষয়ে ফয়সালা করে দিবেন। ৯৪. এখন যদি তোমার প্রতি নাযিল $$$ 
৫৫৫৫9 করা হেদায়াত সম্পর্কে তোমার মনে কোন সন্দেহ জেগে থাকে, তাহলে তাদের নিকট জিজ্ঞাসা কর যারা 2? 


888 পূর্ব হতে কিতাব পাঠ করেছে। এতে সন্দেহ নেই যে, প্রকৃত সত্যই তোমার নিকট এসেছে তোমার $$$ 
£$$$% রবের নিকট হতে। অতএব তুমি সন্দেহ পোষণকারী লোকদের অন্তর্ভুক্ত হয়ো না। 2 
্ $$ ৫৮8৫৫ 
৫৯৫৫ ১ ৮৪ 


2 ১০ 12 পারা-১১ 
$$ তি সূরা ইউনুস- 


Wg (3, রণ ৫৫৮৫৫ 
মিরর 2২ 
০৮০০৮ তুমি হয়ো না এবং 


টে পি না তোমার বানী তাদের নে যারা নি 
$4 আনবে উপর হয়েছে 

৫ 21 5 পা [পা wd) Bid 22 পর্ণ 
2 ও ৪9094 15750 201 & নিভে 25 
2 না অতঃপর চি আযাব তারা যতক্ষণ নিদর্শন সব যদি এবং 
কেন দেখবে না ৮ 


৩৩ 0৯) GS ৩1৩৩8866122 ৩ 


০০ লা পা SOU 


ল হয়োনা, যারা আল্লাহতা'আলার আয়াত সমূহকে মিথ্যা মনে 
[করেছে অন্যথায় তুমি ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে একজন হবে২৪। ৯৬.-১৭, প্রকৃত কথা এই যে, 
যাদের সম্পর্কে তোমার রবের কথা সত্য প্রমাণিত হয়েছে২৫, তাদের সামনে যে কোন ধরনের নিদর্শনই 
2 আসুক না কেন, তারা কখনই ঈমান আনতে প্রস্তুত হবে না, যতক্ষণ না তারা পীড়াদায়ক আযাব সামনে 

₹4আসতে দেখতে পাবে। ৯৮. এমন কোন দৃষ্টান্ত আছে কি যে, এক বসতির লোক আযাব দেখে ঈমান 
$£$এনেছে, আর তার ঈমান তার জন্য কল্যাণকর হয়েছে? ইউনুসের জাতির জনগণ ছাড়া (এর অপর কোন 
22% দৃষ্টান্ত নেই)। সেই লোকেরা যখন ঈমান এনেছিল, তখন অবশ্যই তাদের উপর হতে দুনিয়ার জীবনে 
আমরা আযাবকে দূর করে দিয়েছিলাম২৬ এবং যাদেরকে একটি সময় পর্যন্ত জীবন ভোগ করার সুযোগ 


22 . বাহ্যতঃ এ সম্বোধন নবী করীম (সঃ) এর প্রতি করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যারা তীর দাওয়াতের প্রতি 
সন্দেহ পোষণ করেছিল তাদেরকে শোনানোই ছিল উদ্দেশ্য এবং গ্রন্থ-ধারীদের প্রসঙ্গের উল্লেখ এই জন্যে করা 
25255 , আরবের জন-সাধারণ আসমানী গ্র্থের জ্ঞান সম্পর্কে একেবারে অজ্ঞ ছিল। তাদের পক্ষে এ আহ্বান 
%একাটি নতুন আহবান ছিল। কিনতু ্রহথ-ধারীদের মধ্যে যার! ধর্মপরায়ণ ও সুবিবেচক প্রকৃতির ছিল তারা এ. 
$$ $$ বিষয়ের সত্যতার সমর্থন জানাতে পারত যে, কুরআন যে জিনিসের প্রতি আহ্বান জানাচ্ছে তা হচ্ছে ঠিক সেই 
ক জিনস যার দাওয়াত পূর্ববর্তী হর নী পণ দিয়ে এসেছেন। ২৫. অর্থাৎ এ কথা যে, যারা নিজেরা 
3 , যারা নিজেদের অন্তকরণের উপর জিদ, কৃসংস্কার, পক্ষপাতিত্ব ও হঠকারিতার তালা 
উড 


ঘটে না। ২৬. তফসীরকারগণ (কুরআনের ব্যাব্যাকারীগণ) এর এই কারণ বর্ণনা করেছেন যে, যেহেতু হযরত 
2224 (আঃ) আল্লাহর আযাব আসার সংবাদ ঘোষণার পর নিজ অবস্থান-স্থল ত্যাগ করে চলে গিয়েছিলেন 
(ক সেজনো আযাবের লক্ষগাবলী দেখার পর যখন জনপদবাসীরা তওবা ও এস্ডেগফার অনুতাপ ও ক্ষয়া তিক্ষা 
$%4করলো তখন আল্লাহতাআলা তাদেরকে ক্ষমা করলেন। 


6) 
বট 


Ol 


০, 
৩৪৮০ 
, 


১, 
0 


১৩, 
০ 
গ 
ORO 
@ 


১ 
২০, 

১ 

@ 


0 
০, 


0. 
টা 
কিউ 


১০, 


৫ 


১০, 
৩, 
LAA 


০ 


৫১ 
oe 
@& 


0 
৫ 
| 


৫, 


২০ 
৫ 
KA 


@ 


০, 
০ 


এ 
রী 
&ঠ 


0 
&-& 
৪৬৩ 


১০, 
0 


১ 


) 


OO 
৮৫$ 

b&b 
AAA 


০ 
0 
৫ 
এ 


১) 


০ 
Ll) 


0 


0 
৮৭ 


১ 
0 


১৯, 
০১ 
১০১, 


© 

od 

৮ 
ক 


$ 
00 


১৪৮, 
oo 
৮৬ 
্ৈ 


তং 


১৫ 


৩, 
৫ 


0 


ক, 
৯, 
CD) 


০, 


১০৩, 


৫০৯ 
৬৬ 
৬ 
কউ 


৮৫৫৫৫ 


৩, 


৫ 
১৫১, 
bY 


0 


১৭ 
৪৬৬৩. 
১৬৬৬৫ 


৩, 


২ 


6৫ 


৩, 


৫০) 
0৩. 


৫১ 


৩১৩ 
৪ 


৫ 
ডি 
৫ 


Oo 
৩, 


৩, 


১৫ 


ক; 


0 


০ 
০, 
১০, 


৮৭১৭ 
9? 


0 
৩. 


৩, 
৩ 


১০, 
৩, 
(2 
০. 


২০, 
৮ 


১৫ 


৩, 


৬৬ 
৬৬৬ 


১৫ 


৬৬ 
০৪৮০, 
১৩১, 


১ 
১০, 
৭১ 
© 


ক 
১০, 

৫ 

১ 


১৫ 
১, 
৩. 
© 


0 
৬৬৬৬ 
৬৬ 
0S 

০ 


OO 


রী 


৪৮৫, 
8$ 
১১০ 


২৫ 


CXL 
টি 


১৩, 


০, 
0 
0 


০) 
৩, 
১০১ 


৩১ 


৩, 
০ 


০. 
১০, 


৩ 
bt 
৬৬ 
bb 


০, 


0 
৯, 
ও) 


০, 
১ 


0 

2 
$0 

হী 


১৩, 
৩, 


OOOO 
৫ (741: 


৩ 


০১ 


২০, 


© 


৫৯, 


৩ 
১০, 


৫ 
২০, 


৭০, 


৯, 


০, 
১ 
০, 


১৫ 
ড 


৩, 


0 


০, 


২০, 
১৩, 


০, 


৩ 


১০ 


৩, 
০ 


০, 


৫ 


৩, 


রি 


০, 


১৩১, 
৬ 


১৫ 
€ 


৩ 
১ 


১ 
0 


০, 


৬১ 


0 


SC 
Q 


0 


0 
$ 
০৩ 


0 


২০. 


৫ 


৩, 


০ 


২০ 
৩, 


CY) 


০, 
(2 


ক 
গা 


০) 
০ 
৯, 


0 
0 


৬৬ 
8:৬6 


টি 


২৫১, 
ee 


0 


0 
১ 


০. 


০ 


১ 


0 


@ 


২৩৪০, 


৫ 


0 
০ 
৯ 


0 


0 
০১, 


১০, 


১ 
ক 


৩, 
৫ 


3 


oy 
১ 
OOS eo 
2১. & 


১ 


( সূরা ইউনুস-১০ 


যে কোনব্যক্তির 


নয় 
জন্যে সম্ভব 


ES Cay ৫ 1045 ১৪০। ৩১ ৫, (9 


যারা 


৫ 4৫8৫ 54 ৩০৫০০ ৬৫০ HE 
তবেকি একসাথে তাদের পৃথিবীর মধ্যে যারা অবশ্যই তোমার ডে 
তুমি সবাই | 


০৮৪) CEL 3 95%1; SR 4 4 লে 


১৯৭ পারা-১১ 


চ% 
৮ 
৮$ 
ডি 


১০ 
ঠ৫ 
9 
0) 


৫ 
৮৫৫ 


০ 


ওরা 


পি 
৯) 2 
যদি এবং 


১ 


(০৫১ 
oe 
ক 
₹৬৩ 
OO m0 
৫ 


৩ 
৩ 
ডি 


(আছে) ঈয়াল আনত. রব 


০, 


9 
ক 
২৯৪১০, 
টি, 
ও 


৩. 
১৫ 


ক 
৩০ 
() 

& 


0 


হা 
Co) 
৫ 


৫১ 
১, 


ক 
4১, 
৫ 

১ 
0S 


১ 

bt 
9৫ 

0 


এবং. ইঈয়ানদার তারা হবে যতক্ষণ 
না টা 


4১ 


ক 
On 

৬ 

CLS 


@ 
0 
@ 


১০ 


২৯ 


১ 
৩, 

৪, 

ড 


৯৫ 
৫ 


(০৩৬৫ pl LE 0315 ভারি 6 


না এবং যমীনের এবং 


OF ১৮৫৫ ০215 (9৫১৩) 2 (৫5 ss 32 


বল তাদের পূর্বে অতিবাহিত (তাদের) Fre ey EE 


হয়েছে যারা (খারাব) র্ছে. 
রি ৮2 রা ঠা ১৯) 7৮152214 
OCS ০৪০৩৫ 0582৩ 


অপেক্ষাকারীদের অন্তৰ্ভুক্ত তোমাদের নিশ্চয়ই তোমরা তবে 


সমূহের ১7755 কাজে লাগায় 


€ 3% 34 222 A 

2% ৯) £2 ri ৪ 2 ৩১৯। SN ৃ 

না (সেই) জন্যে সতকীকরণ আর es ২ 
জাতির (না) 


৯৯. তোমার রবের ইচ্ছাই যদি এই হত (যে, যমীনের সব মানুষই মুমিন ও অনুগতই হবে) তা হলে $ 


সাথে আমি অপেক্ষা কর 


দুনিয়ার সব অধিবাসীই ঈমান আনত তবে তুমি কি লোকদের মুমিন হওয়ার জন্য জবরদস্তি করবে? ৮৫৫৫৭ 


১০০. কোন ব্যক্তিই আল্লাহর অনুমতি ব্যতিরেকে ঈমান আনতে পারে না। আর আল্লাহর নিয়ম এই যে, 
যারা বিবেক-বৃদ্ধি প্রয়োগ করে কাজ করে না, তিনি তাদের উপর অপবিভ্রতা চাপিয়ে দেন। ১০১. 


তাদের বলঃ "যমীন ও আসমানে যা কিছু আছে, তা চোখ খুলে দেখ”। আর যারা ঈমান আনতেই চায় ১ 


না, তাদের জন্য নিদর্শন ও সতকীকরণ কি-ইবা উপকার দিতে পারে! ১০২. এখন তারা এ ছাড়া আর »₹$€ 
কোন্‌ জিনিসের অপেক্ষায় রয়েছে যে,. তারা সেই খারাব দিনই দেখতে পাবে, য়া তাদের পূর্বের $$$ 
২ লোকেরা দেখতে পেয়েছে? তাদের 


করছি”। 


শব্দার্থ কর-৩/২৬__ 


র বলঃ “ঠিক আছে, অপেক্ষা কর, আমিও তোমাদের সাথে অপেক্ষা ৫: 


নি 


১88 সূরা 3 ১৯৮ পারা-১১ ( 


হু OS nS Tn = ( 
২৪ 452 ঠ ১৬ ০৪ 2. 
ভিজ 77] 2 0৩ হত 
১৫০2 39৫ 6০04 $ 2 ) (০ শি 
81141 ঈমানদার ক হজ (এটা) এভাবে oes যারা ও আমাদের বাচিরে নেই এরপর | 
11? লোকদেরকে করা উপর দায়িত্ব (তাদের সাথে) রূলদেরকে আমরা 


3 ১ LAT 21৮১ 1 
0 AS ০০916 0. 
তোমরা যদি লোকেরা হে বল 
হয়েথাক 
A ০2 2 2332 323334 /2 0 
20 ৬৮058 9) 5১92 ০১৩ (০2৬৫ ৩৩৫ 
আল্লাহরই আমি রং আল্লাহর বদলে তোমরা (তাদেরকে) { 

দাসত্বকরি দাসত্বকর যাদের পন 


ঠিরঠির? 22 
০5520 05 GH ৩৩ 
মু'মিদদের অন্যতম .(যেন।) যে আমি 

আমি হই আদিষ্ট হয়েছি 


০ & ০5405৬9৮৩৫৫ 2 SE 


CE | 2 

SJ 3 ৬০৪ ১৩2) 50 FES 5525 

ন! আৰ জেদ না যা আল্লাহ ছাড়া ডেকো না এবং মুশরিকদের 
(অন্যকাউকে) 


6 Gib 5218) 4$0$ LUGS OF 5475 


যার্লিমদের অন্তর্ভুক্ত তখন তুমি তবে তুমি কর অতঃপর 
(হবে) নিশ্চয়ই ' (তা) যদি করতে পারে 


Cm) 
(GS 
০০১-০ 
09 
৫ 
চিক 
(১০১৫০ 


5 
@ 
@ 


৬৫, 


৯৫৯ 
KS 
SS 
৮৬৭ 
৮ 
১১০, 


১০৩. পরে (এমন সময় যখন আসে, তখন) আমরা আমাদের নবী রসূমদেরকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে রক্কাকরে থাকি। আমাদের 8 
নিয়মই এই, মু'মিনদের রক্ষা করা আমাদের কর্তব্য। ক্চ্কুঃ- ১১.১০৪. হে নবী, বল, হে লোকেরা তোমরা যদি আমার হীন সম্পর্কে 
এখনো কোনরূপ সন্দেহের মধ্যে থেকে থাক, তা হলে শুনে রাখ, তোমরা! আল্লাহ ছাড়া আর যাদের দাসত্ব কর, আমি সে সবের দাসত্ব করিনা। | 
বরং কেবল সেই আল্লাহরই বন্দেগী ও দাসত্ব করি, তোমাদের জীবন ও মৃত্যু যর মুষ্ঠিতে আবদ্ধ হয়ে রয়েছে। আযাকে নির্দেশ দেওয়া | 
হয়েছে যে, যারা ঈমান এনেছে আমি তাদের মধ্যের একক্রন হব। ১০৫. জার আমাকে বল হয়েছে যে, তুমি একনিষ্ট-একমৃষী হয়ে নিজেকে | 
যথাযথভাবে এই দীনের উপর প্রতিষ্ঠিত করে দাও২৭। আর কথ্বিন কানেও মুশরিকদের মধ্য গণ্য হবে না। ১০৬. আল্লাহকে ছেড়ে এমন 02৫ 
কোন মন্তাকোই ডেকো না, যা! না তোমাকে কোন ফায়দা পৌছাতে পারে, আর ন! কোন স্কতি। তৃমি যদি এরূপ কর, তাহলে তুমি যানেমদের ৰং 
৫ মধ্যে গণ্য হবে ( 


৫ 
bt 
৫ 
&৫ 

রি 


২৫, 


রে 

ডি 
৫ 
৮ 

৫ 
© 


OP) 
009 
৫৫৫৫ 
টিং 0 
৪ 


CC 
২ 
ভি 
রি 
0 

৯, 


O 


১০০০৮ 
000 
৪ 
১, 
৯, 
টি 


<) 
8 & 
৪৪৩ 
82৫. 
৫১৫৫৫) 


১ 
৬ 


৫১ 
রি 
৫১৫৫১ 
ডক 
৮৬৪ 
৬ 
৫১১০৯ 


৫১ 
০ 
৫১ 

১৪, 

OO 


0 
€ 


জি 2 ওক ১ এর খাদক অধ হছে 8 
নিজের মুখ একই দিকে নিবন্ধ কর। এর মর্ম হচ্ছে, তোমার গতিমুখ যেন একই দিকে নিবন্ধ হয়ঃ যেন ৮লায়মান ও দোদৃধ্যযান না হয়। কখন ( 
সামনে কথন ডাইনে কখনও বামে যেন না ফেরে। ঠিক নাকের সোজা সেই দিকেই দৃষ্টি নিবন্ধ করে চলে| যেদিকে তোমাকে দেখানো ! 
হয়েছে। এ বাধন তো নিন্ স্থানে ছিল একান্ত আটিসাট। কিছু তবুও এই পর্যন্ত ক্ষান্ত দেওয়া হয়নি। এর উপর আরও একটি বীধন দেওয়া $% 
হয়েছে। ১১ হানিফ তাকে বলে যে সব দিক থেকে মুখ ফিরিয়ে মাত্র একদিকেরই হয়ে থাকে। ( 


১ 


0 


০ 
রতি 
৬ 
(=) 
৮ 


৫ 
৫ 
১৫ 
ডি 


0 
৬ 
0 
0S 
০৯০০ 
09 


ডি 
0 
চটী 
CY) 
৯৮৩, 


৫ 


0 
oe 

ৰ ba 
0S 
ক 


১ 


ভি 22 SR 
চি ২ 


টি: 
[ও ৬ ৫ TN 


পরী ও জা ভে হার ভা ভিজ CE জা হয হে হতে হা হারে রাঃ হে ভা 8 যে রা হা রা ভে চা রাজা জর চর ভেজে চুর চা ডা OG Ry, 
শি ভূমিকা 
Hl বিসমিল্লাহির রাহমানির রাহীম 
| বাংলা ভাষায় এ পর্যন্ত পবিত্র কোরআন যজীদের বেশ কয়েকটি সরল অনুবাদ ও তাফসীর প্রকাশিত হয়েছে। এ 
সর অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা জানা অনেকাংশে সহজ হযেছে । তবে যারা 
ঘর মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে অধ্যয়ন করছেন অথবা ইংরেজী শিক্ষিত হওয়া সতেও দ্বীনের দায়ী হিসেবে র 
সু বান্দাদের মধ্যে দ্বীনের দাওয়াত পৌছা দিচ্ছেন তাদের জন্য সরাসরি আরবী শব্দ বুঝে পবিত্র কোরআনের 
সুর অনুধাবন করার মত তর্জমার অভাব রয়েছে । এ দিকে লক্ষ্য রেখে আজ হতে প্রায় ১৫ বছর পূর্বে 
কোরআনের শাব্দিক তর্জমার কাজ শুরু করি। প্রায় ১৫ বছরের মেহনতের পর মহান আল্লাহ তৌফিক দিয়েছেন 
নর কাজ সম্পূর্ণ করার । এ কাজে সব থেকে বেশী সহায়তা পেয়েছি আমার কর্মজীবনের শ্রদ্ধেয় সহকর্মী মোহাদ্দেস 
মোফাস্সেরগণের যারা আল-আজহার, দামেস্ক, খার্তৃম, পবিত্র মক্কা ও মদীনা শরীফের বিশ্ববিদ্যালয় গুলোতে পড়াশ 
করেছেন। মহান আল্লাহ তাদেরকে যথাযোগ্য প্রতিফল দিন। যে সব তাফসীর ও তর্জমার সহযোগিতা নিয়েছি তার 
EB মধ্যে রয়েছে মিশরের প্রখ্যাত মোফাস্‌সের মুফতী হাসানাইন মখলুফের কালিমাতুল কোরআন, তাফসীরে 
| জালালাইন, তাফসীরে ইবনে কাসীর , সাফাওয়াতুত তাফসীর মাআরেফুল কোরআন,তাফসীরে আশরাফী, শায় 
সু হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান ও শায়খুল ইসলাম হযরত মাওলানা শাব্বির আহমাদ ওসমানীর তাফসীর 
সুর তর্জমায়ে কোরআন | মূলতঃ পবিত্র কোরআনের শাব্দিক তর্জমা করার অনুপ্রেরণা পেয়েছি হযরত মাওলানা 
সুর রফিউদ্দিন সাহেবের উর্দু শাব্দিক তর্জমা পড়ে । আমার এ তর্জমার মূল অবলম্বন তাঁর এই বিখ্যাত শাব্দিক তর্জমা 
এছাড়া মক্কা শরীফের উম্মুল হুর বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ভূতপূর্ব অধ্যাপক ডঃ আব্দুল্লাহ আব্বাস নদভীর 
Vocabulary of the Holy Quran, মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহসীন খানের Interpretation of the 
(0১12 Quran (এতে তাবারী, ইবনে কাসীর ও আল কুরতুবীর সার সংক্ষেপ রয়েছে ) ও অধ্যাপক ইউসূফ আলীর 
The Quran. Translation and Commentry এ তর্জমার ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করেছে । 
টী তবে শাব্দিক তর্জমা দ্বারা অনেক সময় পবিত্র কোরআনের আয়াতগুলোর মূল- বক্তব্য অনুধাবন সম্ভব নয় । তাই 
শব্দার্থের সাথে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আলা মওদুদী (রঃ) -এর তর্জমায়ে.কুরআন হতে সূরার 
টু নামকরণ, শাণে নুজুল, বিষয়বস্তু, ভাবার্থ ও টিকা সংযোগ করেছি যাতে মর্মার্থ বুঝতে অসুবিধা না হয়। শব্দার্থ থেকে ই্টু 
ছু ভাবার্থ অনুধাবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন- (১) কোন কোন শব্দের এক জায়গায় এক অর্থ ষ্্ 
ঘট অন্য জায়গায় অন্য অর্থ করা হযেছে । স্থান ও প্রসঙ্গ ভেদে অর্থের ০৯৮ হতে পারে । অনেক সময় এ শব্দের 
স্তু আগে বা পরে কিছু সহকারী শব্দ আসার কারণেও এ পরিবর্তন আসতে পারে । (২) কোন কোন আরবী শব্দের নীচে স্তর 
সু আদৌ কোন বাংলা অর্থ নেই । অনেক সময় এধরণের শব্দ, বাক্য গঠনের পূর্বে ব্যবহার করা হয়, এর কোন পৃথক সু 
চট অর্থ থাকে না, পূরা বাক্যের উপরই এর অর্থ প্রকাশ পায়। (৩) যে সব ক্ষেত্রে দুইটি আরবী শব্দ মিলে একটা বাংলা সু 
ডি তত টি টি সেট করা হয়েছে। (8) কোন কোন শব্দের নীচে |" 
বা আগে -পরে বাংলা শব্দ দেওয়ার পর বন্ধনীর মধ্যে আরও কিছু শব্দ যোগ করা হয়েছে, যাতে অর্থটি আরও স্পষ্ট 
হযে যায় ৷ (৫) পবিত্র কোরআনে আখিরাতের বিশেষ বিশেষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে অতীত কাল ব্যবহার করা হয়েছে- নু 
এগুলো এমন , যেন ঘটনাটি ঘটেই গিয়েছে । এতে আর কোন সন্দেহের অবকাশ নেই । এভাবে আখিরাতে, ভবিষ্যতে 
প্র ঘটবে এমন কিছু কিছু বিষয়ে পবিত্র কোরআনে ক্রিয়ার অততি কাল ব্যবহার হলেও তর্জমায় ভবিষ্যত কাল (অর্থাৎ এমন ই্টর 
| ঘটবেই) ব্যবহার করা হয়েছে। মোটকথা, পবিত্র কোরআনের অর্থ শিক্ষার ক্ষেত্রে শব্দার্থের সাথে মর্মার্থ অবশ্যই পড়তে ছু 
H হবে । এছাড়া সূরার নামকরণ, শাণে নুজুল, এতিহাসিক পটভূমিকা ও বিষয়-বস্তু পড়ার পর পবিত্র কোরআনের ছু 
সু আয়াতগুলো অর্থসহ অধ্যয়ন করতে হবে | এভাবে কমপক্ষে দু-তিন পারা বুঝে পড়তে পারলে অন্যান্য অংশের অর্থ 
ছ্ অনুধাবন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর পরও গভীর ভাবে কোরআন মজীদ অনুশীলনের জন্য কোন নির্ভরযোগ্য ছক 
ঘ& তাফসীরের সাহায্য নেয়া প্রয়োজন। তবে পবিত্র কোরআন অনুশীলনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল বাস্তব ময়দানে ছু 
সু দীনের দাওয়াত পেশ ও নিজের জীবনে তা বাস্তবায়ন করা । এভাবে পবিত্র কোরআনের মর্মার্থ তার অনুশীলনকারীর চর 
দু সামনে সুস্পষ্ট হয়ে উঠবে ৷ মহান আল্লাহ আমাদের সবাইকে এর তৌফিক দান করুন । ্ 
সু সবশেষে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সীমাহীন শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এ কাজের তৌফিক i 
দান করেছেন। এতে যা কিছু অনিচ্ছাকৃত ত্রুটি হয়েছে তার জন্য তাঁরই কাছে ক্ষমা চাচ্ছি। আর এ প্রচেষ্টাকে তিনি ¥ 
যেন আমার নাযাতের অসিলা বানান-এ দোয়াই করছি । 


ES 


বই 


6 Gs 


- 


ছু Eb 
BE মতিউর রহমান খান E 
সর জেদ্দা 


সই জজ হে রঃ হা TTT রা চে হর রা জা হও ভর হর চর ছে হাতে চর ভাজ হত ভি হার চাও চর চে চু ভি চটি 


হার হেত হি রা! জা জা 2 চর ভোর হা হয়ো হে হাতে ভিত ঢায চি! রড হজ চর ভা হার রাত জর চে CEE ভে হে জি ENE হয UE RE 


সূরার নাম্বার ও নাম পারা পৃষ্টা নম্বর 
১১। সূরা হুদ ১১-১২ ৫ 
১২। সূরা ইউসূফ ১২ ৩৫ 
১৩। সূরা আর-রাদ ১৩ ৬৫ 
১৪। সূরা ইবরাহীম ১৩ ৭৯ 
১৫। সূরা আল-হিজর ১৩-১৪ ৯২ 
১৬। সূরা আন-নাহল ১৪ ১০৩ 
১৭। সূরা বনী ইসরাঈল ১৫ ১৩০ 
১৮। সূরা আল-কাহাফ মির ১৫৪ 


fl হে হে হর রা হজ হও ঢা] এ জাজ আঃ রা হর! CE হর হে জা চা ভে TEES জাতে জর চর ভরা জের হর! আর চু জারা হে টি রে চার! BED ভার চর হা হয! VGN আজ জজ রা ই 


সুরা হুদ ৫ পারা-১১ 
EE জজ হি জি ভে হি উরি ছল ভে ভার D0 হিল PES হর দু চি জজ! চিত ভে EEE উহ ভে SE EE Ee ভার IES EE Bex পুর উর ভে 


সূরা হুদ 


নাযিল হওয়ার সময়কাল 

এ সূরায় আলোচিত বিষয় বস্তু সম্পর্কে চিন্তা করলে মনে হয় যে, ঠিক যে সময়ে সূরা ইউনুস নাযিল হয়েছিল, প্রায় সে সময়েই এ 

সূরা নাযিল হয়েছে। এমন কি, দুটি সূরাই কাছাকাছি সময়ে নাযিল হওয়াও অসম্ভব কিছু নয়। কেননা মূল ভাষণের বিষয়বস্তু একই 
ধরণের। অবশ্য এ সূরায় যে সব বিয়য়ে তান্বীহ (সাবধান) করা হয়েছে, তাতে বিশেষ কঠোরতা অবলম্বন করা হয়েছে। 

8 হাদীসে উল্লেখ করা হয়েছে, হযরত আবুবকর (রাঃ) নবী করীম (সঃ) নিকট আরজ করলেনঃ আমি দেখতে পাচ্ছি, আপনি ক্রমে 

শ/5981549205551758559 - 
দিয়েছে। 

8 এ হতে ধারণা করা যায়, নবী করীমের পক্ষে কত কঠোর ছিল সেই সময়টি, যখন একদিকে কাফের কুরাইশরা নিজেদের সমস্ত 

রশ দ্বীন ইসলামের দাওয়াতকে চূর্ণ ও খতম করার জন্যে ব্যবহার করছিল, আর অপর দিকে আল্লাহতা,আলার নিকট হতে পর t 

সী পর নানাবিধ কঠোর ভাষার তাকীদ ও তাসবীহ আসছিল, এরূপ অবস্থায় রসূলে করীম (সঃ) প্রতি মুর্হূতে ভয় পাচ্ছিলেন, ভয়ে ঁ 

দ্রবীভূত হচ্ছিলেন যে, কোন সময় না জানি আল্লাহতা'আলা কোন জাতিকে কঠিন আযাবে নিক্ষেপ করেন। প্রকৃত পক্ষেই এ সূরা ছ্র 

রী পাঠ করার সময় অনুভূত হয়, যেন এক মহা প্রাবনের বাধ এখনি ভেঙ্গে যাবে। আর এ বন্যার গ্রাসে যে জনতা পড়বে, তাদের শেষ 


বারের মত হুশিযার করে দেয়া হচ্ছে। 
্ বিষয়বস্তু ও আলোচনা 


এই মার যেমন বলা হয়েছে, সূরা ইউনসে যা বিষযবনু, এই সূরার বিষ তাই অর্থাৎ দাওয়াত, নানাভাবে বুঝানো, হুশিয়ার ছু 
ও তাম্বীহ করা। তবে পার্থক্য এতটুকু যে, দাওয়াত এখানে সূরা ইউনুস অপেক্ষা সংক্ষিপ্ত। নানা ভাবে বুঝানো হলেও তাতে যুক্তি ্ 
ও প্রামাণ কম, ওয়াজ ও নসীহত বেশী। হুশিয়ারীমূলক কথা ব্যাপক ও অত্যন্ত জোরালো।- এই সূরায় দাওয়াত দেয়া হয়েছেঃ নবীর ্ 
স্ন কথা মানো, শেরক পরিত্যাগ কর, সব কিছুর দাসতৃ ও বন্দেগী পরিত্যাগ করে কেবল এক আল্লাহর একনিষ্ঠ বান্দাহ হয়ে থাক। 
নিজেদের বৈষয়িক জীবনের গোটা ব্যবস্থাকেই পরকালীন জবাব দিহির অনুভূতির ভিত্তিতেই গড়ে তোল। হুশিয়ার ও সতর্ককরা ্ু 
ছু হয়েছে এই বলে যে, আল্লাহর আযাব আসতে যে বিলম্ব হচ্ছে তা আসলে আল্লাহর দেয়া অবকাশ মাত্র। আল্লাহতাআলা নিজের নু 
অসীম অনুগ্রহেই এই অবকাশ দান করেন। এ অবকাশের মধ্যে তোমরা যদি সাবধান হয়ে না যাও, তাহলে এমন আযাব আসবে E 
ঘা কেউই রোধ করতে বা দূর করতে পারবে না। তার পরিণামে মুষ্টিমেয় ঈমানদার লোক ছাড়া তোমাদের গোটা জাতি ও " 
সু জন্তাকেই নিৰ্মূল করে দেয়া হবে। ্ 
সু এ বিষয়টি ব্যক্ত করার জন্যে সরাসরি সম্বোধন করে কথা বলা অপেক্ষা নূহ, আদ, সামূদ, লুত,মাদায়েনবাসী এবং ফিরাউনের চু 
ভু জাতি ও লোকজনের ঘটনা ও কাহিনী বলেই উদ্দেশ্য হাসিল করা হয়েছে বেশীরভাগে। এসব কাহিনী ও ঘটনায় যে কথাটি 
ন বিশেষভাবে বলা হয়েছে তা এই যে, আল্লাহ যখন কোন বিষয়ে চুড়ান্ত ফায়সালা করে ফেলতে চান, তখন তিনি সম্পূর্ণ নিরপেক্ষ মর 
স্ন নীতিতেই তা করেন। সে ক্ষেত্রে বিন্দু পরিমানও কারো প্রতি পক্ষপাতিত্ব করা হয় না, কাউকেও এক বিন্দু খাতির করা হয় না। কে চু 
কার পুত্র, কার নিকটাত্মীয়, তা তখন কিছুমাত্র লক্ষ্য করা হয় না। তখন আল্লাহর রহমত কেবল তারাই পায়, যারা সত্যের পথ রশ 
[| অবলম্বন করে চলতে শুরু করেছে। নতুবা, আল্লাহর গযব হতে না কোন নবীর পুত্র রক্ষা পেয়েছে, না কোন নবীর স্্রী। শুধু তাই নয়, শ 
সু ঈমান ও কৃফরের মধ্যে যখন চূড়ান্ত ফায়সালা করা হয়, তখন দ্বীন ইসলামের প্রকৃতি স্বতঃই দাবী করে যে, স্বয়ং মুমিনও যেন পিতা নু 
ও পুত স্বামী ও স্ত্রীর সম্পর্ক ভুলে যায় এবং আল্লাহর ইনসাফের তরবারির ন্যায় সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে সত্য-দ্রীনের আত্মীয়তা ছাড়া শি 
আর সব সম্পর্ককেই ছিন্ন করে দেয়। এরূপ অবস্থায় রক্ত ও বংশের সম্পর্ক বা আত্মীয়তাকে এক বিন্দুও গুরুতৃ দেয়া ইসলামের নু 
বিপ্লবী ভাবধারার সম্পূর্ণ পরিপহ্থী। মক্কার মুহাজির মুসলমানগণ এর তিন চার বছর পর বদর যুদ্ধে এ শিক্ষারই বাস্তব নমুনা দেখান 
দুনিয়ার সামনে। 


প্র 
B 
RE ) 
| i 
i 
টে 


Ik BER ভোর হত ডিও 
ভাব যারে চকা এ হয় সনা জজ 


হস UR ও তা ভর হা ভর তের আঃ তে হতে হা আয হত ছারা ছা হজ চার হর ও আঃ চক তত 20 হর আও ভে ভে EN EE BE 


এ 


১ 


? NOAA 


? 7222 4775 
# ১০ তার বুকু (সংখ্যা) মক্কী হ্দ সূরা ১২৩ তার আয়াত (সংখ্যা) 


হু 


EC ৩১959 
আল্লাহর নামে 258 


| উঠার তোর পে UE হিতে (৩৬, রতি 
(হুকুম হল) পূর্ণ (এমন সত্তার  পক্ষহতে বর্ণিত এরপর তার আয়াত সুপ্রতিষ্ঠিত (এই) আলীফ- 
প্র না যে অবহিত যিনি)প্রজ্ঞাময় সমূহ করাহয়েছে কিতাব লাম-রা 


31 


জিও চর চর তা জম যে চা চা মর জাত তা 
4 


BAA 


FX SES 
ন্ 
Ind 
ঙ 
$%* 
এ 
KO 
lot 
Eo 
\ রঙ 
6 ৯৮ 6% 
চত 
ঞ br) 
IN থু 
i 
৬ 
১: 
২৬১6 ্‌ 
দর 
K XN হু চর চি : 
রি 
ডি 
£ 
৪২ 
৬৬০ 
bd 
৬ 
৬ 
$\ 
ডি ৫ RS ERNE OE HUES EORTC HEE CIEE 


| 

65৫ 2% এত 1 ALA MEI । 

3 ০১৬ ৫০ 08 05 5১ 2 হি এ ৫০26 3% ৩৩০৪ 
" ক্ষমতাবান কিছুরই সব উপর তিনি এবং তোমাদের আলাহরই দিকে বড় ভীষণ দিনের আযাবের 


প্রত্যাবর্তন(হবে) শপ 
১) অলীক লা-ব ৷ এই কিতাবের ১ আয়াত সমূহ দৃঢ় প্রতিষ্ঠিত ও সবিস্তারে বিবৃত। এক মহাজ্ঞানী ও পূর্ণ অবহিত মহান সত্তার 
নিকট হতে অবতীর্ণ ।( ২) আদেশ হল যে, তোমরা আর কারো দাসতৃ করবেনা, করবে কেবল মাত্র আল্লাহব। আমি ভারই তরফ থেকে 
ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদ দাতা।( ৩) আর তোমরা তোমাদের নর সিডর ভাও ই নিক CA তিনে ভিন 
কটি নিদি কাল পয তোমাদেরকে উত্তম জীবন-সামী দান করবেন ২। আর অনুগ্রহ পওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তার অনুগ্রহ 
দান করবেন *। কিন্তু তোমরা যদি মুখ ফিরিয়ে থাক, তাহলে আমি তোমাদের জন্য এক বড় ভীষণ দিনের আযাব সম্পর্কে ভয় করছি। দন 
(8) আসলে তোমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, এবং তিনি সব কিছুই করতে সক্ষম। 
(১) বর্ণনা ভঙ্গির দিকে লক্ষ্য রেখে এখানে কিতাবের অনুবাদ হতে পারে ফরমান- আদেশ। আরবী ভাষায় এ শব্দ শুধু গ্রন্থ ও লেখা- যর 
সা এর অরে ব্যবহৃত হয় না; এ ছাড়া রাজকীয় হুকুম ও আদেশের অর্থেও ব্যবহৃত হয়। এবং কুরআনেরই কতিপয় হলে এ শব্দ এই অর্থে 
ব্যবহৃত হয়েছে।(২) অর্থাৎ পৃথিবীতে তোমার যে অবস্থান কাল নির্দিষ্ট আছে সে সময়ের জন্যে তিনি তোমাকে খারাবভাবে নয়, 
সূ ভালভাবেই রাখবেনঃ তোমার উপর তার অনুগ্রহরাজি বর্ষিত হবে; তীর বরকত- কল্প রর দারা তুমি অনুখহীত হবে; সচ্ছল ও 
স্বাচ্ছন্দের সংগে থাকবে, জীবনে শান্তি, নিরাপত্তা ও নিরুদ্বিগুতা লাভ করবে। অপমান ও লাঞ্ছনার সংগে নয়, সম্মান ও সম্রমের সং সু 
সর বেচে থাকবে। (৩) অর্থাৎ যে কেউ চরিত্র,ব্যবহার ও কাজে টা অগ্রসর হবে অল্পাহতা ' আলা তাকে ততটা ৪ মধাদা দান কররেন। তব 


যে কেউ তার চরিত্র ও ব্যবহার দ্বারা যে মর্যাদা ও শরেষ্ঠতুর উপযুক্ত বলে নিজেকে প্রমাণিত করবে তাকে অবশ্যই সে মর্যাদা ও শ্রেষ্ঠ |] 


দান করা হবে। 
ভু তা সত রও হম জল হতে ভা মার তে জার জার চা চার তে হজ ত জার জর ভার চা চা সতে হত ঢা আত জা চর রর জার চি 


সূরা হুদ-১১ ৭ পারা-১১- ১২ 
টি ছার 5 ও HE ভাত Ug EO রে ওঠা গড জজ উজ ছে BND ভার ভর BR ই হেয় মত 2 হর সকত উস উঠ অয উহ সা ন হাই চাল রা হি 
তি DE CELLS রম পি RIL, 223/333 Ph উরি ৫ EB 
৫:5১ Uses OS I ids পিস Pls UF EL NI 
দু তাদের তারা আচ্ছাদিতকরে যখন সাবধান তাঁর গোপন রাখারজন্যে তাদের বক্ষ দু-ভাজ তারা সাবধান ষষ্ট 
ত্র কাপড়(দিয়ে১ (নিজেদেরকে) (জেনেরাথ) থেকে (তাদের বিদ্বেষ) গুলোকে করে নিশ্চয় (লক্ষ্য কর) 
টু কি রর ৫ ্ | 
~ NE 9১৫ 6 পা ০৪ (৩৪ ATA SIL এ রণ BA ৩৮ 
৩১) ১১৬৯০০। 1৬৪ ক ০৯১], ৪ ০৯০৯ এ রি ০ ৫ পি [1 
ধর অন্তর সমূহের অবস্থা সবিশেষ নিশ্চয় তারা যা আর তারা যা তেখনও) গর 
দু সম্পর্কে অবহিত তিনি প্রকাশ করে গোপন করে তিনি জানেন 


জানেন (দায়িত) কোন - 
2. ed / 22 i 22 $5 ৫৫ ৫2৫ 2৩6 222 

1৮৩1 2 2 0৩৮৮ 2S CO ৩৪ ৮৪১৮০ 2৩৫৪ 

সর “যিনি তিনিই এবং সুস্পষ্টভাবে এক মধ্যে সবই তার অস্থায়ী ও তারস্থায়ী ঘর 

(আল্লাহ) (লিখিত) কিতাবের (আছে) অবস্থান অবস্থান - 

৮৮১ 1৫০422৫৫664 নে > 24/৫ তই 
পানির 


উপর তীর আরশ (এরপূর্বে) এবং দিনে ছয় মধ্যে পৃথিবী ও আসমানসমূহ সৃষ্টি দ্র 


I টি চা 
AES ৩ ২৪ 2323 327 এডি 822 চলতি Er 25৮ 
£১৩; (0200১ 2*০ £ 2] CH oS ৮৯৩৮ Cr! শে 2৩০) 
টু তক ১৬ PALL « পা > >) +. dl 
টু পরে পুনরুথিত হবে নিশ্চয়ই তুমি বল অবশ্যই এবং কাজকর্মে উত্তম তোমাদের (সৃষ্টির উদ্দেশ্য হল) স্বর 
i তোমরা যদি মধ্যে কে তোমাদের পরীক্ষাকরাষ্ট্ 
61772157172 রি এৰাৰ 0 - 
[০০০০৮152746 ৩৮ 
Hl সুষ্পষ্ট জাদু এছাড়া এটা নয় কুফরী করেছে যারা তারা বলবে অবশ্যই মৃত্যুর রি 


(৫) লক্ষ্য কর, এই লোকেরা নিজেদের বক্ষদেশকে ঘুরিয়ে দেয়, যেন তীর নিকট হতে লুকিয়ে থাকতে পারে $। সাবধান, এরা যখন 
কাপড় দিয়ে নিজেদেরকে নিজেরা ঢেকে নেয়- আল্লাহ তাদের গোপনকেও জানেন, আর প্রকাশকেও। তিনি তো সেই গোপন 
রহস্যকেও জানেন, যা লোকদের মনের গভীর কোণেও নিহিত রয়েছে।(৬) যমীনে বিচরণশীল কোন জীব এমন নেই, যার রেয্‌ক 
টু দানের দায়িত আল্লাহর উপর নয়; আর যার সম্পর্কে তিনি জানেন না যে, কোথায় সে থাকে এবং কোথায় তাকে সোপর্দ করা হয়। সব EH 
টু কিছু এক স্পষ্ট লিপিকায় লিপিবদ্ধ রয়েছে। (৭) আর তিনিই আকাশ- রাজ্য ও যমীনকে ছয় দিনে সৃষ্টি করেছেন। অথচ এর পূর্বে তার 
আরশ ছিল পানির উপর ৫। উদ্দেশ্য এই যে, তিনি তোমাদেরকে পরীক্ষা করে দেখবেন যে, তোমাদের মধ্যে কে সব চেয়ে ভাল কাজ a 
নী করে ৬। এখন যদি - হে মোহাম্মদ তুমি বল যে, হে লোকেরা, মৃত্যুর পর তোমাদেরকে পুর্ণবার উঠানো হবে, তখন সাথে সাথেই সত্য ্ 
« অমান্যকারী লোকেরা বলে উঠবেঃ ' এতো সুস্পষ্ট জাদু ৭। 
ছি 5) মতা কাফেরদের অবস্থা এরূপ ছিলযে তারা রসূলে করীম সেঃ) কে দেখে তার দিক থেকে নিজেদের মুখ ফিরিয়ে নিত, যেন রি 
৪ তার সংগে তারা সামনা-সামনি না হয়ে পড়ে৷ (৫)আমরা বলতে পারিনা এই “পানি’র অর্থ কি? এই কি সেই “পানি’যে জিনিসকে 
রী আমরা পানি বলে জানি? অথবা বর্তমান অবস্থায় রুপান্তরিত হওয়ার পূর্বে পদার্থ যে জলীয় অবস্থায় ছিল “তাকেই'- বুঝাতে এ শব্দটি i 


সু রূপকভাবে ব্যবহত হয়েছে? ‘আরশ’ এর উপর হওয়ার অর্থও স্থির করা কঠিন। হয়তো এর অর্থ এ হতে পারে যে, সে সময় আল্লাহর ঁ 


NEL ELLE পু চিলি সর জুনে স্পিড টা টা El EE রাজ টি 


সূরা হুদ-১১ ৮ পারা-১২ 
৪2702772227 হু 


GORE ৮৩০ 3 0) 165) 2 CET ৩৮ ও ৃ 


উঠব নির্দিষ্ট কটি পর্যন্ত শান্তি তাদের থেকে আমরা অবশ্যই এবং ছু 
তারা বলবে সময় বিলক্ষিত করি যদি রর 


শবে ১৪১/ 2 Lad পর্ণ crs রা 

৪ রি ৪৬ ? PEG (১৮০৫৭ গু 28 SH 

ং তাদের হতে ফিরানযায় না তাদের কাছে যেদিন সাবধান তা অ্টিকে = 

ধরবে টি টা রেখেছে ষষ্ট 
রে 2৫ 24 সু 


ইট BES BD FER IEE HEE BIE 
পর 
রী 
এ 
হা 
রা 


224 EA 2 | হিলারি (5 5° £ ১ 

লু sles ৩ সর 455১ (৬৮৮ OW Go £ 42a 
তাকে স্পর্শ পরে অনুগ্রহ তাকে আমরা আহ রি অকৃতজ্ঞ অবশ্যই (তবে)সে তার লু 
ন করেছিল (যা) সমূহ আস্বাদন করাই যদি (হয়) হতাশ হয় নিশ্চয়ই থেকে গু 


রি ৭ ৫. 2 ও পর্ব CG নিপু <1: 8 
! (তারা) কিন্তু অহংকারী অবশ্যই নিশ্চয়ই আমার চলে গেছে গে 
ৰ যারা (ব্যতিক্রম) (হয়ে উঠে) উৎফুল্ল হয় সে থেকে রে বলবেই 


%6১ 4 ৮2 86582 2৫. 2294 12 
OMS পা ও ~~ ৮2৫৮6 : রা 
রহ্ষার ও Et তাদের জন্যে এসব কাজ ও সবর করেছে 
(রয়েছে) লোক করেছে 


(৮) আর যদি আমরা এক বিশেষ সময় কাল পর্যন্ত তাদের জন্য শাস্তিকে বিলম্বিত করি, তা হলে তারা বলতে শুরু করে যে, কোন 
জিনিস তাকে আটকে রেখেছে? শুন, যেদিন সেই শাস্তির সময় এসে পৌছবে, তখন তা কেউ ফিরাতে চাইলেও ফিরানো যাবেনা। আর 
যে জিনিসের ঠাট্টা ও বিদ্রুপ তারা করছে, তাই এসে তাদেরকে ঘিরে ধরবে 

রুকু-২. (৯) কখনো যদি মানুষকে স্বীয় রহমতে ভুষিত করার পর তা হতে তাকে বঞ্চিত করে দিই, তাহলে সে নিরাশ হয়ে 
যায় এবং অকৃতজ্ঞতা ও নাশোকরী করতে শুরু করে। (১০) আর তার উপর আসা বিপদ-আপদের পর যদি আমরা তাকে 
নিয়ামতের স্বাদ আস্বাদন করাই তখন বলে , আমার তো সব দৃরাবস্থা দূর হয়ে গেছে। অতঃপর সে আনন্দে ফুলে উঠে এবং এ 
অহংকারে ফেটে পড়তে চায়। (১১) এই ক্রটি হতে কেবল সেই লোকেরাই মুক্ত যারা ধৈর্য অবলম্বনকারী এবং নেক 

লু আমলকারী। আর তারাই এমন যে, ক্ষমা ও বড় পুরুস্কার তাদেরই জন্য রয়েছে। 


Ee পল ৪ 
৪ 
G 

EEE EEE ছাঃ হে চা হত ESS জয়া HE হত হায় 


Ll 
চু 


% হানুষের দ্বিতীয় বার জীবিত হওয়া তো সম্ভব নয়, কিন্তু আমাদের জ্ঞান- বুদ্ধিকে যাদু গ্রস্ত করা হচ্ছে, যেন আমরা এ কথা মেনে 
শর নেই। | 
তরু | 
E [ 
টু ১ 

ঠা 


8 ৯ পারা- ১২ 
টি হর জা জিও হা এত হাতে চাল জা চর হর রত আর রা হরর জর জা রর চা হা রা চর জা EE তা ছার ঢা রা ভার রাজা ভা জা ইউ 
EE 2.24 ৩ > PLT ৰ শা ১৪ রর শি : 
৪ Of BL 8 Be 5 IIS ৩৩০৪ 2৩৫ SIGH 


স্ুতারা বলে (এজন্যে) তোমার মন এতে (যেন না) এবং তোমার ওহী করা (তার) কিছু পরিত্যাগকারী : তবে ফেব 


E যে সংকুচিত কর প্রতি হয়েছে যা অংশ (হয়ো) তুমি নো) তু 
i নুরে টি ঢা 5৫654 IAAL I 2 
পু 2) 5 335 EU ১৬৫৫ CE IES EOS HER 
দবমলাহ এবং একজন তুমি মূলতঃ কোন তার (কেন না) অথবা ধন তার অবতীর্ণ না কেন ছু 
শি সর্তক কারী(মোত্র) ফেরেশতা সাথে আসে ভান্ডার উপর করা হল নু 
১15৮ ৫০ ভিত) হার তু 51৫ ৮৮৮৮৫ 4৫ ৫22৫1 nd 
॥ 55 255১৯৯ BG 0 9 OH MOO LOS ও ৩০৪ 
E তর সমান সুরা দশটি তবে বল তাসে তারা বলে অথবা কর্ম ভি, সয় রা 
নু তোমরা আন রচনা করেছে বিধায়ক নু 
8:10 পরও 5৮615 22256 ELON LE 
- SO Ode AS OL AV O92 OF 2০৮০৮ F153) $ STi 
সরু আতপর সত্যবাদী তোমরা যদি আল্লাহ ছাড়া তোমরা পার যাকে তোমরা এবং স্বরচিত ছু 
৮ 4৫) ৮। 2 রর PAE? 7৫ (তা চা (1১, তপু 
ভিত 22 ৯)1 LS 515 201 ৮৩, Oy উঠ সি 
টি তিনি ছাড়া কোন নাই (এও) এবং আল্লাহর জ্ঞানের নাধিলকরাহয়েছে মূলতঃ তবেতোমরা তোমাদের তারা ডাকে 
- ইলাহ যে. ভিত্তিতে (এই কিতাব) জেনে রাখ সাড়া দয় 
22 5212 চক পা ১৫ পা ১৪। ৩ ১22৫ ৩। পর্ণ 
৮০ St ৩০ LE ৩20 Om le 
প্র তার ও পার্থিব জীবন কামনা করে কেউ যে আত্তমম্সমর্পণকারী তোমরা তবুও স্তর 
তর গকচিক্যতা সিনা রি এ চা ১০ কিনে) ছু 
শরির পর শা শি রিনি (30 2 রা রনি 5০112 2 t ১৪৫৭ ছু 
202১ 5 0০১৫ ৮১ 5 ১০৪ ৩৮০৪) ১০৪ 
সু (তারাই) এসব লোক কম দেয়া হবে না তার তাদেরকে এবং তার মধ্যে তাদের কজ. তাদেরকে পূর্ণ ফল | 
মধ্যে (অর্থাৎ দুনিয়াতে) কর্মের দিব আমরা 


ভর যারা 
Loe 22d / EE dE ০5191) ৫ «৬৫ হু 22 পাতা 
লি, 1১০০ (৩:৮৮ 5 555 ৯) 572) ৩ ৫ ০ 
স্তর তার মধ্যে তারা যা বরবাদ এবং (জাহান্নামের) এছাড়া আখেরাতের মধ্যে তাদের নাই 
| বানিয়েছে হয়েছে আগুন জন্যে 

ঘর (২) হে নবী, এরূপ যেন না হয় যে তোমার প্রতি যে অহী প্রেরণ করা হচ্ছে, তা হতে কোন জিনিসকে তুমি ছেড়ে দিলে, আর এ || 
স্তর কথা ভেবে তোমার দিল ছোট হয়ে যাবে যে, লোকেরা বলবেঃ “ এই ব্যক্তির প্রতি কোন ধনভান্ডর অবতীর্ণ হল না কেন”? অথবা 
ৰ বলবেঃ ‘এর সাথে কোন ফেরেশতা কেন আসল না?’ আসলে তুমি তো শুধু লোকদের হুঁশিয়ারকারী মাত্র। বাকী সব জিনিষেরই ই্্র 
মু দায়িতৃশীল হচ্ছেন আল্লাহ।(১৩) এরা কি বলে যে, নবী এই কিতাবখানা নিজেই রচনা করেছে? বল, “আচ্ছা এই কথা! তাহলে দর 
ষ্টু এভাবে স্বরচিত দশটি সূরাই তোমরা বানিয়ে নিয়ে এস, আর আল্লাহ ছাড়া আর যারা যারা (তোমাদের মাবুদ) আছে ,তাদেরকে ই 
টু সাহায্য করার জন্য ডাকতে পার তো ডেকে নাও ( তাদেরকে মাবুদ মনে করায়) যদি তোমরা সত্যবাদী ও নিষ্ঠাবান হয়ে থাক! ই 
(১৪) এখন যদি তারা (তোমাদের সেই মাবুদেরা) তোমাদের সাহায্যে এগিয়ে না আসে তাহলে জেনে রাখ, আল্লাহর জ্ঞানের 
সূ ভিত্তিতে নাযিল হয়েছে, আরো জেনে রাখ যে, আল্লাহ ছাড়া আর কেউ প্রকৃত মাবুদ নেই। এখন কি তোমরা (এই প্রকৃত সত্যের গর 
প্র সামনে) বিনয়ের মন্তক নত করে দিবে?’ (১৫) যে সব লোক শুধু এই দুনিয়ার জীবন এবং এর চাকচিক্যের অনুসন্ধানী হয়, তাদের রী 
্ুঁ কাজ-কর্মের যাবতীয় ফল আমরা এখানেই তাদেরকে দান করি, আর তাতে তাদের প্রতি কোনরূপ কমতি করা হয় না। (১৬) কিন্ত ক 


ছু পরকালে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নেই। (তখন তারা জানতে পারবে) তারা দুনিয়ায় যা কিছুই বানিয়েছে, 


সূরা হুদ-১১ ১০ পারা-১২ 


প্র“ +৫ ০৬ lad WA od A AHN 152৮8 4৫9 |” স্তর 
2 ED CE Bt Ie LE COON IPE Ob: 
রও তার পক্ষহতে সুস্পষ্ট উপর হয় তবেকি কাজকর্ম তারা যা বাতিল ও ধু 
রবের দলীলের (প্রতিষ্ঠিত যে করতেছিল গণ্য হয়েছে বর 
LTS কাদে 241 
৪০5 ১425 5 GU) ০১৫ ৩৫৮2 55 2 2 ৩৪৩ 2৩৪ 
- এসব রহমত ও যাপথ- মুসার কিতাব তার পূর্বেও এবং তার এক সাক্ষী তার পিছনে 
সর লোক ET ডি (এসেছে) , পক্ষহতে (কোরআন) এসেছে দু 
EA LAL NE P20 5160৫ NES A Ex CASA 7/24 232 
৪৩6 ৩৩৬০ IU 2b 52 79৩ ৩০ ১ ১৪ ০১৯% ৪ 
প্র তুমি সুতরাং তার প্রতিশ্রুত তবে দলগুলোর মধ্যে তাকে যে আর তার ঈমান আনে সব 
হয়া না স্থান আগুন হতে অস্বীকার করে উপর নু 
A (1৫) প্র পে ৫ রর LEE > ৫7 2 র্‌ . পি ১৬ কর্ণ 2. 2৯ 
নিত 8585 BD 02 পা ALL 2 2 
সর না লোক অধিকাংশ কিন্তু তোমার রবের পক্ষ প্রকৃত সত্য তা তাহতে সন্দেহের মধোষু 
= পা) টস 2 ৮ 1 ৮ 1Z2 i ৮ ছি, ANZ 7232] 
|| 22 2 সত ৬ 2 ie ay 
ESN HENS lL 35 551 ৬ AE C2 2968 E 
E এসব মিথ্যা আল্লাহর উপর রচনা করে তারচেয়ে অধিক যালেম কে এবং তারা বিশ্বাস করে সু 
সু লোককে | যে (হতেপারে) E 
০24 ০১ weep না 1৮867) ১৪২৩৫ OO? ad HA 722/023 
gs Bu 5৮৮১ 30591 0228 51৮98) Ke ০৮১০ এ 
প্র মিথ্যা বলেছে (তারা) এসব লোকই সাক্ষীরা বলবে এবং তাদের কাছে হাজির করা হবে | 
| যারা f রবের || 
|] না পে ।)4 ৮ w শে Ad 5:৫1 ছু 
- OOM এ 20 2৬০৫ I তা ৫5৪ 
i (সেই) উপর আল্লাহর অভিশাপ সাবধান তাদের উপর ঘর 
B যালিমদের রবের g 


তা সবই বিলীন হয়ে গেছে এবং তাদের যাবতীয় কৃতকর্ম সম্পূর্ণরূপে নিষ্ফল হয়েছে। (১৭) যে ব্যক্তি নিজের রবের নিকট হতে 
প্র 'একটি সুস্পষ্ট সাক্ষ্য লাভ করেছে ৮। পরে আল্লাহর তরফ হতে এক সাক্ষী (তার সাক্ষ্যের সমর্থনে) এসেছে ৯। আর পূর্বে মুসার স্বর 
দ্র কিতাব পথ প্রদর্শক ও রহমত হিসেবে এসে মজুদ রয়েছে। (সে ব্যক্তিও কি দুনিয়া-পৃজারীদের ন্যায় তা অস্বীকার করতে পারে? 
চু এসব লোক তো তার প্রতি ঈমানই আনবে। মানব সমাজের মধ্যে যারাই তাঁকে অস্বীকার করবে, তাদের জন্য যে স্থানের ওয়াদা 
রি করা হয়েছে তা হচ্ছে জাহান্নাম। অতএব হে নবী তুমি যেন এই জিনিস সম্পর্কে কোনরূপ সন্দেহে পড়ে না যাও। এ প্রকৃত সত্য, 
তোমার রবের তরফ হতে এসেছে; কিন্তু অধিকাংশ লোকই তা মানে না। (১৮) আল্লাহ সম্পর্কে যে মিথ্যা ১০ বানিয়ে বলে, তার 
দ্র অপেক্ষা বড় যালেম আর কে হতে পারে? এসব লোককে তাদের রবের সামনে উপস্থিত করা হবে, আর সাক্ষীরা সাক্ষ্য দিবে যে, এই | 
লোকেরাই তাদের রবের নামে মিথ্যা বলেছিল। শুনে রাখ, যালেমদের উপর আল্লার অভিশাপ১১ __. i 
(৮) অর্থাৎ সে নিজে তার অস্তিত্বের মধ্যে এবং যমীন ও আসমানের গঠনের মধ্যে, বিশ্বের শৃংখলা ও ব্যবস্থাপনার মধ্যে এই 
বিষয়ের সুস্পষ্ট সাক্ষ্য লাভ করছিল যে- এই বিশ্বের স্রষ্টা, মালিক, প্রতিপালক, শাসক ও নির্দেশদাতা হচ্ছেন মাত্র একজন রব; 
আবার এই সাক্ষ্য সমূহ দেখে অন্তর পূর্ব থেকেই এ সাক্ষ্যদান করছিল যে, সেই জীবনের অস্তিত্ব থাকা চাই যার মধ্যে মানুষ তার 
রবের কাছে নিজের কৃতকার্যের জন্য' পুরন্কার অথবা শাস্তি লাভ করবে।( ৯)। অর্থাৎ কুরআন যা অবতীর্ণ হয়ে এই স্বাভাবিক ও 
যৌক্তিক সাক্ষের সমর্থন করেছে এবং তাকে জানিয়েছে যে যার নির্দশন তুমি জাগতিক পরিবেশ ও নিজ সত্তার মধ্যে পাচ্ছ- 


সত্য তত্ত্ব, তাই-ই। (১০)। অর্থাৎ এই বলে যে, আল্লাহর সংগে উলুহিয়াত ও উপসনা-আনুগত্য পাওয়ার হক 
LPT TTT LTE TT LLL LLL 18111 


সুরা হুদ-১১ ১১ পারা-১২ 
পার সা লগা 


15১৬ ০৪ ৮2 ৩৮ 3 4 ০১১০ ০৮০৩০ 02৩08 
পথ 


আখেরাতে তারা এবং বক্রতা ও আল্লাহর হতে বাধা দেয় যারা গ্্ 
রর লি রি 
৫101৮ পা ১:৩৫ বি হি 5 29 22H 
৬ ১০ 2০৪৮০) & ০5১৯০ 13 556৫ 2 এস 90১ ০৪৪ 
রি ছিল না এবং পৃথিবীর মধ্যে (আল্লাহ কে) তারা ছিল চর করে তারাই ছু 
- অপারগ করতে (সক্ষম) " 
/ ৪১৫৮ ০ এনে ১ এ রি 259৩৬ 234 
le ১৩৩৩ May ০০651 OF MOI ৩০৮৪ 
রন আযাব তাদের দ্বিগুন কবল কেউ আল্লাহ ছাড়া তাদের স্তর 
জন্যে করা হবে জন্যে | 
৮.৩ 4 581৫ 2 ৫ ১৯৩) তার 30 5804 
৪5251 DIO 05452 BE 05521220102: ॥ 
- যারা ধসবলোক তারা দেখতে ছিল না এবং শুনতে " তারা সক্ষম ছিল - 
(সক্ষম) 
EL ০ B 
u N) L242 > 234 রি A 51 bes ছ 
১ Son 2৮6 ৩ ৫% ০৮ ? 8 
কোন পপ যা ও উধাও ও গে ক্ষতিপ্রহ ছু 
I হয়েছে Bol ঃ 
পর্ণ ৩১৪ পা হ 25° 
I ৪৩১ ্ শি I 3 না ॥ 
্ পি মধ্যে রি || 
BB EC তারা গ্র 


্ু (১৯) (সেই যালেমদের উপর) যারা আল্লাহর পথ হতে লোকদেরকে ফিরিয়ে রাখে, তার পথকে বাঁকা-টেরা করে দিতে চায় আর " 
” পরকালকে অস্বীকার করে। (২০) তারা যমীনে আল্লাহকে অক্ষম করতে পারত না, আর না আল্লাহর বিরুদ্ধে তাদের সাহায্যকারী 

রশ কেউ ছিল। তাদেরকে এখন দ্বিগুন আযাব দেয়া হবে। তারা না কারো কথা শুনতে পারত, না তাদের বুদ্ধিতে কিছু আসত। (২১) সব 
দু এরা সেই লোক, যারা নিজদেরকে নিজেরাই ক্ষতিগ্রস্থ করেছে, আর তারা যাকিছু রচনা করেছিল, তা সবকিছু তাদের নিকট হতে 
হারিয়ে গেছে। (২২) অনিবার্ধভাবে তারাই পরকালে সব চেয়ে বেশী ক্ষতির মধ্যে পড়বে। 
|| 
| 
ঘর 


ও যোগ্যতায় অন্যেরাও অংশীদার আছে; অথবা এই বলে যে নিজ বান্দার পথ প্রাপ্তির ও পথ-্রষ্টতা সম্পর্কে আল্লাহর কোন 

মনোযোগ বা পরোয়া নেই, এবং তিনি কোন কিতাব বা কোন নবী আমাদের পথ-প্রদর্শনের জন্য পাঠান নি; বরং আমাদের 
| জীবনের জন্য আমাদের মর্যী মতো যে কোন পদ্ধতি অবলম্বন করার স্বাধীনতা দিয়ে তিনি আমাদের ছেড়ে দিয়েছেন। অথবা 
এই বলে যে, আল্লাহ এমনিই আমাদেরকে খেলা-তামাশাচ্ছলে পয়দা করেছেন এবং এমনিই আমাদের অস্তিত্বের সমাপ্তি 
ঘটাবেন।। তাঁর সামনে আমাদের কোন জবাব দিহি করতে হবে না, এবং কোন পুরক্ষার বা শান্তিও পেতে হবে না। (১১)। 
বর্ণনা-ভঙ্গি দিয়ে প্রকাশ পাচ্ছে যে, পরকালে আল্লাহর আদালতে তা যখন বিচারের জন্যে উপস্থাপিত হবে সেই সময় একথা বলা 
হবে। 


Wh রা Has জজ হও জা EE জা ভা জা জর 


সূরা হুদ-১১ ১২ পারা-১২ 
শর্ত জরে জারী 


এ 0] ডি 5 se) ১৩ 24 Gt OL 


S উর প্রতি উঠা ও. ও যারা সিন | 
নত রি রবের হয়েছে ভিত এনেছে y 
৩ 4/2 24 Hi 
33 ৪০৬ ৩৬ 0426 0১৩৬৯ G3 3H Lf 
সর ও | যেমন দুপক্ষের দৃষ্টান্ত দহ তার মধ্যে তারা জান্নাতের ১১ Ll 
L একজন অন্ধ টি - 
DAK 12 A ৩০ পু ঘর টা তোরে hes 
18৬৬) ১ OOD ৬৩ ৯৩1, RSAC RATS ৯০০০ ? টা, 5 5০) ॥ 
ষ্ নিশ্চয়ই এবং ভোমরা শিক্ষা তবে কি (দুপক্ষের) সমান হয় কি শরবণশীল ও (অপরজন) এবং ons [| 
গ্রহণ করবে না রা দৃষ্টিমান il 
5 2৯০৫ Fd 75 2 020 ডে রি 
00368 MOUS 2৩৫ HN 049 [৫ 
g তোমরা না (সে বলেছিল) সুস্পষ্ট সতর্ককারী তোমাদের (সে বলেছিল) তার প্রতি নূহকে ee 
যু দত করে| যে জন্যে আমি নিশ্চয়ই জাতির করেছি 
৫৮2 / এ | ৩৫৮ HL 2 44 পঠিত i ৫ 
০2১ ৩0 06691 2% 2৫৩৬ 0) ১৫০ 2)॥ 
ঢু যারা (তার জাতির) অতঃপর মর্মস্দ দিনের শাস্তির তোমাদের আমি নিশ্চয়ই আল্লাহর এছাড়া ছু 
এর 2 [০ 4৫৫2 £%৮৮ এ টা 0: J ০০ ছু 
ঘা ACI AAR রি এবি ৪ ইউ রন 
দত ৩০১ ৮5 ৪৪0 ৯8৮৩ GY 02155 ॥ 
এ তোমাকে না এবং আমাদেরই একজন এছাড়া তোমাকে না তার মধ্যহতে কুফরী সু 
করতে তি মত মানুষ আমরা দেখছি জাতির করেছিল শি 
৮৫ ০৫ 1৫5 ১৫৫১ এ 2৭ Gi 
Te ES ৩৩5 ০৮1 ৫2৫ YH GENIE 
সির চিনির না. এবং মতের অপরিপক্ক রি তারা যারা এছাড়া শ্ব 
ছ উপর আমরা নীচ (লোক) (আমাদের মধ্যে) ন 
ট ৫1 ধা বব ০৩056 ০০ 
রর OG RE Uo poo 
i মিথ্যাবাদী তোমাদের বরং কোনশ্রেষ্ঠত প্র 
1 আমরা মনেকরি i 


ষ্ (২৩) তবে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে ও একান্তভাবে তাদের রবের হয়ে রয়েছে, তারা নিশ্চিত্তই জান্নাতি লোক, ছ্র 
& এবং জান্নাতে তারা চিরদিন থাকবে। (২৪) এই দুই শ্রেণীর লোকদের দৃষ্টান্ত এরূপ যেমন একটি লোক তো অন্ধ, বধির; আর অপর স্তর 
প্র লোকটি দৃষ্টিমান ও শ্রবণশীল। এই দুজন কি সমান হতে পারে? (এই দৃষ্টান্ত হতে) তোমরা কি কোন শিক্ষাই গ্রহণ কর না? ঘুর 
দ্র রুকু৩ -(২৫) (আর এরূপ অবস্থাই ছিল তখন যখন) আমরা নৃহকে তার জাতির লোকদের প্রতি প্রেরণ করেছিলাম। (সে গত 
প্র বলল)‘আমি তোমাদের স্পষ্ট ভাষায় সাবধান করে দিচ্ছি। (২৬) যে, আল্লাহ ছাড়া আর কারো দাসতৃ করো না। অন্যথায় আমার টু 
ষ্তু আশংকা বোধ হচ্ছে যে, তোমাদের উপর একদিন পীড়াদায়ক আযাব আসবে।’ (২৭) জবাবে তার জাতির সরদার লোকেরা - যারা ছু 
প্র তার কথা মেনে নিতে অস্বীকার করেছিল- বললঃ ‘আমাদের দৃষ্টিতে তুমি আমাদেরই মত একজন মানুষ ছাড়া আর তো কিছু নও। ছু 
সী আমরা আরো দেখছি যে, আমাদের লোকদের মধ্যে যারা হীন-নীচ তারাই -না ভেবে না বুঝে তোমার পথ অবলম্বন করেছে। আর সর 
সই আমরা এমন কোন জিনিসই দেখতে পাইনা যাতে তোমরা আমাদের অপেক্ষা কিছুমাত্র অগ্রসর! বরং আমরা তো তোমাদেরকে ইট 
প্র মিথ্যুকই মনে করি।'” [| 
বর রা মা হা রা রা হার হা রাজ রা জার OD রা জাজ তার রাজ হয রা চা হার রর হাতে চর চর রর রি রে চা রা হুর চটি 


সুরা হুদ-১১ ১৩ পারা-১২ 
4টি জাত ভর চা আৰৰ জে ডঃ জে তা ভাতা দর রা চারে রে চা জার হা চা রর রর হা রর হা রা ঢা চর তার! রা! রাজ জা ছা জা ইউ 


প্র, 1 ১৬৫ তি ৮৯,৫৮৫ he 22 9 টি 9১ 5৮ পর্ণ ১৫০) AN 

sl ৬ ০ 2 ৩5 ০৪৪ ০) ভি 58 OF f 
সু আমাকে ও আমার পক্ষ সুষ্পষ্ট উপর আমি হই যদি তোমরা কি হে সেবলল সত 
রী দিয়েছেন রবের হতে দলীলের প্রতিষ্ঠিত) (ভেবে)টদেখেছ আমার জাতি KE 


Ll A 2224 পা ৩০৪,72৫, সান ৩ 4০৪4 2০১৫০ 
৩০৯৪০ STs CELI Ke 6 
অপছন্দ 


তা তোমরা যখন তা তোমাদের আমরা তোমাদেরকে অথচ তীর নিকট হতে অনুগ্রহ গ্র 


- করছ কি বাধ্যকরতে পারি অন্ধ করা হয়েছে 
প্র ৮ ৬ পার্র ৮০2৫ ৩ ৫1৫ রণ চিঠি ০৫ প্র ৩) a 
৪3 201 5 CRO SIC 9৫6 2৫65 4285 28 
নি কোন এর উপর তোমাদের কাছে না হে i 
(হতে পারি) পারিশ্রমিক মাল-সম্পদ আমি চাই আমার জাতি 
HG ১৪ 14 শুক 2 ৬ ১ £ ১৯ 2714 রা Ue || 
E ০% ০১ 85 ১০৪2০ 2৪০০ 1৮1৮ G2! 22 রা 
(এমন) তোমাদেরকে কিন্তু তাদের সাক্ষাত তারা ঈমান (তাদেরকে) বিতাড়ন কারি 
ন সম্পদায় দেখছি আমি রবের করবে নিশ্চয়ই এনেছে যারা - 
হরে চন L ৮ রা GIA 6) রন ০০ 
a Sel ১০১১০ ৬ BI 05 3 ras ০2524 3004S 
দু তবে কি তাদেরকে আমি আল্লাহ থেকে আমাকে সাহায্য কে হে আর (যারা তোমরা) সু 
ছু না বিতাড়িত করি করবে আমার জাতি মূর্খতা করছ বর 
৮552751৮6৮৮ রে ০ তি ১9158৫4 প্ ৫ পর 22% 4৫ মু 
5০১৬ পতি 5 Bl ৮ 5৬০৪ তত OFS $963৮৩৩8 
প্ুএবং অদৃশ্য আমি না এবং আল্লাহর ধন ভান্ডার আমার কাছে তোমাদেরকে আমি না এবং তোমরা শিক্ষা ই 
(সম্বন্ধে) জানি সমূহ (আছে) (একথা যে) বলছি গ্রহণ করবে গু 
গর ১:74 ১4 955 2 পে (384, Bsa ৫25 2 7 2,24 
£০ ৩০ (555 ০১৫ OFS $ ৪৩৩১১ OFT Sa 
সি কক্ষণ তোমাদের হীন দেখে যাদেরকে আমি না এবং ফেরেশতা নিশ্চয়ই আমি বলছি না 
সর না চোখগুলো বলছি আমি (একথা যে) 
|| 234 Gl EACLE 
- ৮৫৯ 4 প্রচ 


| কোন কল্যাণ আল্লাহ তাদের দেবেন 
(২৮) নূহ বললঃ “হে আমার জাতি, একটু চিন্তা-বিবেচনা করে দেখ, আমি যদি আমার রবের নিকট হতে পাওয়া সুষ্পষ্ট সাক্ষ্য- 
প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, তার পর তিনি আমাকে তার বিশেষ অনুগ্রহ দানে ধন্যও করেছেন; কিন্তু তোমরা তা দেখতে পেলে না, রী 
এমতাবস্থায় কি উপায় আছে যে, তোমরা মেনে নিতে না চাইলেও আমরা তোমাদের উপর তা জবরদস্তি চাপিয়ে দিতে পারি।' (২৯) 
হে.জাতির লোকেরা, আমি এর জন্যে তোমাদের কাছে কোন মাল-সম্পদ চাই না। আমার পারিশ্রমিক তো আল্লাহরই জিম্মায় 
রয়েছে। আমার কথা যারা মেনে নিয়েছে, আমি তাদেরকে বিতাড়িত করতেও প্রস্তুত নই। তারা নিজেরাই তাদের রবের কাছে 
রি উপহিত হবে। কিন্তু আমি লক্ষ্য করছি যে, তোমরা মূর্খ জনোচিত কাজ করছ। (৩০) আর হে জনগন! আমি যদি এই লোকদের 
তাড়িয়ে দেই তাহলে আল্লাহর পাকড়াও হতে কে আমাকে বাচাতে আসবে? তোমরা কি এতটুকু কথাও বুঝতে পারছ না? (৩১) আমি 
সু তোমাদের এও বলি না যে, আমার নিকট আল্লাহর ধন-সম্পদের ভান্ডার রয়েছে। না একথা বলি যে, আমি গায়েবকে জানি! 
মী ফেরেশতা হওয়ার দাবীও আমি করিনা। আমি এও বলতে পারিনা যে, তোমাদের চোখ যেসব লোককে ঘৃণা ও অবজ্ঞার দৃষ্টিতে 


দেখে আল্লাহ তাদেরকে কোন কল্যাণ দেবেন না। | 
Nh mm mn EE হা রা En হয হা জোর হারা চর EN রাজা EE চা চর EE রা EOD হয চুর হাতা হার BRE ma EE যারা হা on O00 


সূত্রা ভুদ-১১ ১৪ পারা-১২ 


৪7) HO 2551 ০৮19, Broil শত চট রি 
1 সা যালেমদের অবশ্যই তখন (এমন বললে) তাদের মধ্যে ওঁ বিষয়ে সম্যক আল্লাহ ্ 

অন্তর্ভুক্ত হব চি Ee যা অবগত ছু 
॥ ০১০১৩) ৩৩ ৩ ভট ওত এডি এ 31 


34 


তুমি হও পাকে এ অতএব আন BIE অতঃপর আমাদের সাথে 


বহ 


; ভয় দেখাচ্ছ যার আমাদের জন্যে বিতর্ক অধিক করেছ তুমি বির্তক করেছ নু 
টি 43 ১৬৭ ৬৬ 5৮৪ ৬ রর 
রা 31 [ge 2 রশ &) 2) 2০৩5৫ 6 00০ ৩৪৬ 5 < রি, 
রা না এবং তিনি যদি আল্লাহ তা তোমাদের প্রকৃত সে বলল সত্যবাদীদের ক শ 
নু ইচ্ছে করেন জনা পক্ষে [| 
PAS AL ৯ টি পর শের 2 
৪) রর ৪42 01 ৩20 ৩) (৪৮2 2 মূ ? ০৩2৯৯ 
ঘ্রষদি তোমাদের কল্যাণ করব যে আমি চাইও যদি আমার তোমাদের না এবং অপারগ করতে টব 
জন্যে আমি কল্যাণ কামনা উপকার দেবে পারবে (আল্লাহকে) ছু 
ঘ্ু ১? পার ৩০৪৫ 7০ LIE 42 24 23> ys 1 ৮7০ |] 
৩0528 2১০], 2৩০ 28 2৫১ ৩০ 40। (৩৫ 
স্অথবা প্রত্যাবর্তিত. তারই এবং ৮ a তোমাদের চান আল্লাহ (এমন) ত 
রা হবে তোমরা দিকে বিভ্রান্ত করতে হয় - 
3 ৫6৯ ৫ রা ৫ পার্ট রি ৫2 > SD/ 
5 G2 (তি ৭৩৪: 531 5) SLB ONE 1 
| তা হতে দল আমি এবং আমার তবে তা আমি রচনা যদি (হে নৰী) তা সে রচনা তারা বলে বব 
নু যা মুক্ত অপরাধ আমার উপর করে থাকি বল করেছে | 
Ey Ct 322 22H 
রী © Us 
a তোমরা 


ঢু অপরাধ করছ স্ 
প্র তাদের মনের অবস্থা আল্লাহই ভালো জানেন। এই ধরনের কথা যদি আমি বলি তাহলে আমি তো যালেম হব। (৩২) শেষ পর্যন্ত সেই টু 
স্র লোকেরা বললঃ "হে নূহ, তুমি তো আমাদের সাথে ঝগড়া করছ, আর ঝগড়া করলে খুব বেশী মাত্রায়। এখন সেই আযাবটাই নিয়ে গর 
রী এস যার ধমক তুমি আমাদেরকে দিচ্ছ, যদি তুমি সত্যবাদী হও।” (৩৩) নূহ জবাব দিলঃ “তাতো আল্লাহই আনবেন, যদি তিন চান। স্তব 
ঘর তোমাদের এতখানি শক্তি-সামর্থ নাই যে, তা প্রতিরোধ করবে! * * (৩৪) এখন আমি যদি তোমাদের কোন কল্যাণ সাধন করতে চাইও সু 
সু তবুও আমার কল্যাণ কামনা তোমাদের কোন উপকার করতে পারবে না, যখন আল্লাহই তোমাদের পথ ভুলিয়ে দেয়ার ইচ্ছা | 
টু করেছেন ১২। তিনিই তোমাদের রব, তার নিকটই তোমাদের ফিরে যেতে হবে। (৩৫) হে মুহাম্মদ, এরা কি বলে যে, এই ব্যক্তি সব ষ্র 
সরু কিছুই নিজে রচনা করে নিয়েছে? এদের বলঃ “এ যদি আমি রচনা করে নিয়ে থাকি, তাহলে আমার অপরাধের দায়িত আমার উপর। ছু 
"ন আর যে আপরাধ তোমরা করছ, আমি তার দায়িত্‌ হতে মুক্ত।” | | 


| | 
সর (১২)। অর্থাৎ যদি আল্লাহ তাআলা তোমাদের হঠকারিতা, কুস্বভাব এবং ভালো ও সততার প্রতি অনাসক্তি দেখে এ সিদ্ধান্ত করে ছু 
সরু বলেন যে, তোমাদের তিনি সঠিক পথ-প্রান্তির সৌভাগ্য ও সুযোগ দান করবেন না এবং যে সব পথে তোমরা বিভ্রান্ত হতে চাচ্ছ সেই ছু 


লু সব পথেই তোমাদের বিভ্রান্ত করবেন, তোমাদের মঙ্গলের জন্য আমার কোন চেষ্টাই ফলবতী হতে পারবে না। শি 
[| | 
| | | 


সুরা হুদ-১১ ১৫ পারা-১২ 
৫৮ ১০ ১৫800141525 Ae এৰে 22) পারছি এ রর 
৪০০] ৩৬ ৩০ ৯5 ০৪ 555 OM 2৯১9) 1 2 
প্র ঈমান এনেছে যে এছাড়া তোমার মধ্যহতে কেউ ঈমান কক্ষণো যে নূহের প্রতি ওহী করা এবং 
আনবে 


| | জাতির না 
০৫০12 ৫8722 2 AR পাক RAGA. LLNS 
৪৩৬১ 3 ১০৪৪৪৩25256 95216 ৩৩ ০৮ Sy 


প্র আমাদের ও আমাদের একটি নির্মাণ এবং তারা করে যাচ্ছে. এবিষয়ে তুমি বিমর্ষ অতএব 


প্লওহী অনুসারে পর্যবেক্ষণে নৌযান কর যা হয়ো না স্তর 
i ৫ PE A ১০৮৪ 229% 24d de 2৩০৩ ৫১4 ০ 
Ws SUA 25565909252 1৮4) AE ২০৪৯৭ ২7৫৩-৬ 
প্রি একটি সে নির্মাণ এবং ডুবেযাবে নিশ্চয়ই জুলম (তাদের) ব্যাপারে আমাকে কিছু না এবং 
- নৌযান করে তারা করেছে যারা বলবে |- 
ঃ 2৩ ৩৯ ৬ শা পচ 2 ৬ PA পাপ পীর রপ্ত 
৪1275 OL OG 24531539578 02 YG 43655 পু 28 
সি তোমরা যদি সে তার ঠাট্টাকরত তার . মধ্যকার নেতৃস্থানীয় তার পাশদিয়ে যখনই এবং 
ঠাট্টা কর বলল সাথে জাতির লোকেরা যেত I 
BAIL Add ছি প ১৪৫১৫ 1৮৮৪০ 2 শর্ট 2৫ $n র্‌ KE 
প্র তোমরা অতঃপর ঠা্টাকরছ তোমরা যেমন তোমাদেরকে আমরা তবে আমাদেরকেন্র 
সর জানবে শীঘই ঠান্টাকরব নিশ্চয়ই আমরাও ন 
| PI l Gd 6৫ 412৫ TADS 54প le > 
i ০55 ৩6৬ He ০ 2 Fi 415 45 তি 
| স্থায়ী শান্তি তার উপর আপতিত ও তাকে লান্বিত শান্তি তারউপর কে ্ট 
|] হবে করবে আসবে (সেই) 


সি রুকু-৪ (৩৬) নূহের প্রতি অহী পাঠানো হল যে, তোমার জাতির যে সব লোক ঈমান আনার - তারাই ঈমান এনেছে। এখন 
রী আর কেউ ঈমান আনার নয়। এদের কার্যকলাপে দুঃখিত হয়ো না । (৩৭) এবং আমাদের পর্যবেক্ষণে ও আমাদের অহী অনুসারে 
প্র একখানা নৌকা তৈরী করা শুরু কর। আর মনে রেখো যারা যুলুম করেছে তাদের অনুকূলে তুমি আমাদের নিকট কোন সুপারিশ 
সুর যেন করো না। এরা সকলেই নিমজ্জিত হবে। (৩৮) নূহ নৌকা নির্মাণ করছিল। তার জাতির সর্দারদের মধ্যে যেই তার নিকট হতে 
প্র যাতায়াত করত,সেই তার বিদ্রুপ করত। সে বললঃ “তোমরা যদি আমাদেরকে বিদ্রুপ কর ,তা হলে আমরাও তোমাদেরকে ঠাট্টা ও 
রি করছি।(৩৯)খুব লীঘেই তোমরা জানতে পারবে কার প্রতি অপমানকর আযাব আসে,আর কার উপর অটল স্থায়ী আযাব 
প্র আসে১৩।” 
Bl (১৩); এ এক আশ্চৰ্যজনক ব্যাপার । এটা চিন্তা করলে বুঝা যায় মানুষ দুনিয়ার বাহ্যিক দিক দিয়ে কি পরিমাণ প্রতারিত হয় । নূহ গর 
(আঃ) যখন নদী থেকে বহুদূরে শু ডাঙার উপর নিজের নৌকা নির্মাণ করছিলেন তখন বাস্তুবিকই লোকদের কাছে ব্যাপারটি নিতান্ত 
হাস্যকর মনে হয়ে থাকবে, এবং তারা বিদ্রুপের হাসি হেসে অবশ্যই বলে থাকবে যে, বড় মিঞার পাগলামী এবার এতদূর পৌছেছে 
ঘষে তিনি এখন ডাঙাতেই জাহাজ চালাবেন! সে সময়ে কেউ স্বপ্নেও একথা কল্পনা করতে পারেনি যে কয়েকদিন পর বাস্তবিকই 
এখানে জাহাজ চলবে। কিন্তু যে ব্যক্তি প্রকৃত সত্য তত্ত্ব সম্পর্কে অবহিত ছিলেন এবং যিনি জানতেন যে, কাল এখানে জাহাজের কি 
প্রয়োজন হবে- বিদ্রুপকারী লোকদের অজ্ঞতা, বে-খবরী ও তাদের মূর্খতাসূচক নিশ্চন্ততা দেখে উল্টো তীরও হাসি এসে থাকবে যে, সু 
টী এই লোকেরা কতই না নির্বোধ। শমন তাদের শিয়রে এসে দীড়িয়েছে। আমি, তাদের পূর্বে থেকে সতর্ক করছি যে তোমাদের শমন a 
এসে গেছে এবং তাদের চোখের সামনেই তার থেকে বীচার তদ্বিরও আমি করছি, কিন্তু তবুও তারা নিশ্চিন্ত হয়ে বসে আছে এবং স্্ 
উল্টো আমাকেই পাগল মনে করছে। ৃঁ ্ 
ই আত রাজ রাজ হর রে চা হা রাতে রে রা রা রা রর হার হার চাও তায রা! চে জে চা হো ঢা চুর তা হার ঢায রা রা ডা টা 


সূরা হুদ-১১ ১৬ পারা-১২ 


> 2 22 ১ € SANA ADL ANG ১০ 
৩) ০৯ CF ৮9৬ I 5 উঠি পভ 3০৪ 
তুলে 


তার মধ্যে আমরা চুলা উথলিয়ে এবং আমাদের আসল যখন এমনকি ছু 
সু (নৌযানে) নাও বললাম উঠল নির্দেশ 

2222 ৫ CAAA ৫ ৮ ০৫৫ এ পা 24 ১০৪ 5 
BUS de ঠাস ৬2৬55 ভে 2০ শর্ট ৩ 


হুশিয়ারী) তার পূর্বে যার এছাড়া তোমার এবং দুইটি (অর্থাৎ প্রকারের প্রত্যেক থেকে 
ডর বানী বিরুদ্ধে হয়েছে (সম্পর্কে) পরিবারকে নর ও নারী) (জীব-জন্তু) 
রর 


Br AA 9312 4 পট পলা TANT পর্ত ॥ ১৮ 
৪160 08 5 ০০৪৪ 8) ৪ AGT 2১০ Or) 
EH তোমরা (নূহ) এবং অল্প সংখ্যক এছাড়া তার সাথে ঈমান না এবং ঈমান (তাদেরকে ) এবং 
সরু আরোহণ কর বলল লোক এনেছিল এনেছে যারা 
রব 7 1232 7 [AT ৬ 2 ৫১৬ 
৩১2৯) AAO ০০, Ge £ ৩72 এ) ঞ্১ 
স্র মেহেরান অবশ্যই আমার নিশ্চয়ই তার স্তি ও তারচলা আল্লাহর নামে তার মধ্যে 
|| ক্ষমাশীল রব 

/ > 2) 24 


E) ৩ 4 11 a ৮৮ 57 2 . ও রণ 
1348} 72 ০5৬ 2 ৬০৬৯৬ 2৮০ 03০ ওল্ড ৬ 
EH এবং তার নূহ ডাকল এবং পর্বত সমূহের ঢেউয়ের মধ্যে তাদের বয়েচলে তা এব 
লু: ছেলেকে যত বড় বড় নিয়ে 


IL 2! AL ভিলা A A Nr 6225 রে 
৪6 02১12 BSI 9 066 HES ০১৯ 
॥ কাফেরদের সাথে তুমি না এবং আমাদের আরোহণ কর হে দূরবর্তী স্থানে 
EH থেকো সাথে আমার পূত্র 

i টু এরি | 
| (৪০) এভাবে যখন আমাদের আদেশ আসল আর সেই চুলাটা উথলে উঠল ১৪। তখন আমরা বললামঃ “প্রত্যেক রকমের জন্ত- রর 
জানোয়ার এক এক জোড়া নৌকায় তুলে নাও। তোমার ঘরের লোকদেরকেও এতে সওয়ার কর।” তবে যাদেরকে পূর্বেই চিহ্নিত 
8 করে দেয়া হয়েছে তাদের ব্যতীত ১৫। সেই লোকদেরও তাতে বসাও, যারা ঈমান এনেছে” আর নূহের সাথে ঈমানদার লোকদের 
সংখ্যা ছিল খুবই স্বল্প। (৪১) নূহ বললঃ “তোমরা এতে চড়ে বস, আল্লাহর নামেই তার চলা এবং তার স্থৃতি। আমার রব বড়ই তি 
ক্ষমাশীল ও করুণাময়”।( ৪২) নৌকা এই লোকদের নিয়ে চলে যাচ্ছিল এবং এক একটি ঢেউ পাহাড়ের সমান উচু হয়ে আসছিল। 
রূহের পুত্র দূরবর্তী নে দাড়িয়েছিল। নূহ তাকে ডেকে বললঃ “হে আমার পূর, আমাদের সাথে উঠে এস, কাফেরদের সাথে থেকো লন 


LE 
| ৪ 


g (১৪)। এ সম্পর্কে তফসীরকারগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। কিন্তু আমি সেটাই সঠিক বলে মনে করি কুরআন মজীদের সুস্পষ্ট ছু 
সু! শব্দগুলি থেকে যা বুঝা যায়ঃ তুফানের সূচনা একটি বিশেষ চুল্লী থেকে হয়। চুল্লীর তলা থেকে পানির উৎস ফুটে পড়ে, সাথে সাথে সন 
ঢু একদিকে আসমান থেকে মুষলধারে বর্ষণ শুরু হয় এবং অন্যদিকে যমীন থেকে বিভিন্ন জায়গায় পানির ঝর্ণা ফুটে বেরোয়। (১৫) সু 

অর্থাৎ তোমার বাড়ীর যে ব্যক্তিদের সম্পর্কে প্রথমেই জানিয়ে দেয়া হয়েছে যে তারা কাফের তারা আল্লাহতা” আলার দয়া পাবার সন 


৬৪৮ \ 


7° 


খু 


৫ 


N 
Ee 


GC 
ই * 
বাক 


সু যোগ্য নয়, তাদের নৌকার উপর তুলো না। নু 
ঘি | 
ছু [1 
| u 
et হজে ডে তে ভা ভা হা হয হা চা SE হর রা রা হর হা 255 রা SE জাতে ভর US Mot Lil BSG ৪ 96 ওত EE চা Em উট 


সূরা হুদ-১১ ১৭ পারা-১২ 
শা 


> রর ১৬১৫ |র্ত রর ZH 

us 2১০ 2b শু 08 ৬ 02 GAS ৩ 3৮624 ON yg 
থেকে আজ কোন নাই ব্ পানি থেকে তা আমাকে এক দিকে আমি শীঘ সে বলল 
রক্ষাকারী রক্ষা করবে পর্বতের আশয় নেব | 

3৬ 40 ৫2৫ 0৬ 2 হস (০ দা ght ১৪৪ 

তাদের আড়াল এ সময়ে তিনি রহম ১ এছাড়া আল্লাহর 2 


রে দুজনের মাঝে করল করবেন 
> তর 


4 রে 2/ রর পে ৩ পাও ৩৯৬৮ ৮০৬৮ 7/29 
০৪৮ 2 CST EL 5 ৪৩ প্র ০2৮05 29৫ 28 
শুষে এবং ক্ষান্ত হও হে এবং তোমার গিলে হেযমীন বলাহল এবং 

পানি ফেল 


z 229 ৫1৯ ৬৭ ০৮৭ ৮2৫1 & 
220 16৩ 053 5 ১৯ Foals HI GEG রে 
জাতির দুর হোক বলা হল এবং ” তবদী উপর হ্থির হল এবং (যা হওয়ার) শেষ হয়ে এবং 
জন্যে (ধংস আসুক) Ls (নৌযান) বিষয় গেল 


! . 
্ 


3 
2১ 


রে 2 324 2 lr LL (IL 5 টি 
2 ০৯৪ gl ৬! ঠা OE 3 73 520 ৬৫৯) 
এবং আমার অন্তর্ভূক্ত as নিশ্চয়ই হে আমার অতঃপর তার নূহ ডাকল এবং 

bs রব সেবলল রবকে Le 
ELK 6 পর রা রো ৬৫ 3 বি ৫) প্র 
2) 7 He ৫ ৬৯৯৮ ৩1 | ৩১৩৬১ (১) 
নয় সে ites (আল্লাহ) (সব)বিচারকদের উত্তম তুমিই এবং সত্য তোমার লিয়ই ও 
নিশ্চয়ই রর 4. ওয়াদা - 

৬০ ৫42491৫৩৫66 রিনি 
xa ০০৮ ০৮ ৬21 ৩ 


হওয় 
(৪৩) সে সঙ্গে সঙ্গে জবাব দিলঃ "আমি এখনি একটি পাহাড়ের উপর চড়ছি, তা আমাকে পানি হতে রক্ষা করবে। "নূহ বললঃ "আজ 
Hl কোন জিনিসই আল্লাহর হুকুম হতে রক্ষা করতে পারে না- তবে আল্লাহ কারো প্রতি রহম করলে অন্য কথা।” ইতিমধ্যে একটি ঢেউ | 
উভয়ের মাঝখানে আড়াল করে-দাড়াল আর সেও নিমজ্জিতদের মধ্যে শামিল হয়ে গেল। (88) নির্দেশ হলঃ হে যমীন, তোমার সব স্ব 
পূরপানিই তুমি গিলে ফেল; আর হে আক্যাশ থ্যয়। অতঃপর পানি যমীনে বসে গেল; যা হবার তা হয়ে গেল। নৌকা জুদী পর্বতে এসে ছু 
ঘর ভিড়ে গেল ১৬। আর বলে দেয়া হল £ যালেম লোকেরা দূর হয়ে গেল! (8৫) নূহ তার রবকে ডাকল, বললঃ "হে আমার রব, আমার তর 
প্র পূত্র তো আমরই ঘরের লোকদের একজন। ওদিকে তোমার ওয়াদাও সত্য। আর তুমি সব বিচারক অপেক্ষা বড় ও উত্তম বিচারক” ৷ 


H (৪৬) জবাবে বলা হইল ঃ "হে নূহ, সে তোমার ঘরের লোকদের একজন নয়। সে তো এক বিকৃত হয়ে-যাওয়া কাজ ১৭। | 
(১৬)। জুদী পর্বত কুর্দিস্থান এলাকায় ইবনে ওমর দ্বীপের উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং আজও তা এই জুদী নামেই খ্যাত আছে। 
(১৭)। এটা হচ্ছে সেই রকম যেমন কোন ব্যক্তির শরীরের অংশবিশেষ পচনগ্রন্থ হওয়ার কারণে চিকিৎসক সে অংশটিকে কেটে ফেলে 

রী দেয়ার সিদ্ধান্ত করেছে। এখন ব্যধি গ্রন্থ ব্যক্তি চিকিৎসকে বলে যে, এতো আমারই শরীরের একটি অংশ, এটাকে কেটে ফেলছো কন 


শত 5 এ তোমার শরীরের অংশ নয়, এ পচে গেছে ।সুতরাং ২ এক সৎ পিতাকে তীর অযোগ্য পুর সম্পর্কে যখন এ কথা 


বলা হয় ে, এফ ভ্রষ্টকর্ম “তখন তার অর্থ হচ্ছেঃ তুমি একে প্রতিপালন করতে যে পরিশ্রম করেছো তা বার্থ হয়েছে, আর ফল অর হয়ে সর 


গেছে 
সই হক আজ ছা জল তের ছে (হতে হো চে হা জা আর হা ছা জজ ঢায হোম ভা চর আর হর তে ঢের চর চর হা চা ভার ঢায ময় চি 
শব্দার্থে কুর-৪/৩-__ 


[হিৰ 


সূরা হুদ-১১ ্‌ ১৮ পারা-১২ 
€ জে ছয় জজ জাত জে চা ঘতে (তত ভয় চর চর চারা চো চর চত হাতে ঢা আজ] ত [তর সর ই পার ভাত জা রর চর সর চত চর ই 


(55905 650৬৪ Gy ile ৬৫০ ৬4 Yt 


|! মুর্খদের অন্তর্ভুক্ত তুমি হয়ো যে তোমাকে নিশ্চয়ই কোন সে তোমার নাই যার আমার কাছে অতএব 
EL (না) উপদেশ দিচ্ছি আমি জ্ঞান সম্বন্ধে ৰ প্রার্থনাকর না ছু 
91 এ ৮৫ ৩র্পু 5 27 পা 22274 পুত wd AN 
le ৭৩ 00৮ (৩415 0৬১৮9) 50 0৩3 এ 
সু কোন তা আমার নাই যার তোমার কাছে যে তোমার আশ্রয় নিশ্চয়ই হে আমার সে বলল 
সর জ্ঞান সম্বন্ধে আমি প্রার্থনা করব চাচ্ছি আমি রব টু 
| #2251 42 রও 17 / 2207 EAA ০৫ রর ~ 32% রে ৮ | 
॥ rye 5 উস ওঠ ৩৮1 (৯৮ ৩ LAS 8) 5 ৪ 
সু হেন্হ বলাহল ক্ষতিগ্রন্দের অন্তর্ভুক্ত আমি আমার উপর এবং আমাকে মাফকর যদি js" 
হয়েযাব তুমি দয়াকর (না) তুমি না 
Fo 2 APNEA OZ Ad HAA 0 ১৫৬ 11 ৮ বির 
৮ Saco (১০ ৮০ 2 এ 55০৪ 2 ৮৫ $$ 2 ০2 
lh তোমার সাথে তাদের মধ্যে (সে সব) উপর এবং তোমার কল্যাণ ও আমাদের শান্তিসহ অবতরণ 
- (আছে) যারা সম্প্রদায়ের উপর (সহ) পক্ষহতে কর - 
৫11৯ এ ANCA Lu 224d ৫2 9৮৬৫ 2৮০৮ 
॥:2 এ Opal ৬৩ Cs ems সিটি in পি ও ৪ 
(হে নবী) মমন্তদ (যারা আযাব আমাদের তাদের স্পর্শ এরপর তাদের আমরা উরি 
- এই কুফুরী করবে) পক্ষহতে করবে জীবন সামগ্রী দিব সম্প্রদায় ঢু 
৫] 2০৫ পে রত PAELLA নী ৯৫১৫ ৮ ১০৪ ৫1০ পর এ নবী চে 2৫ 
- =o ৯) 5 ০৮৪ (০৩ এ ৩০৬৬ ৯৮ ৩ | পুর 
ভ্রতেমার জাতি না আর তুমি তা জানতে তুমি না তোমার তাওহী গায়েবের সংবাদ সু 
" প্রতি করছি আমরা সমূহ ঘর 
i € ৫১০৫০ ৫৮51 ৫ ₹৩ 951৮৫ ৩ পট 1 ১৯ 2 Bl 
" O OREN হত 5) ১৮৮৬ 00৩৬ dC 
্ মুত্তাকীদের জন্যে (শুভ) নিশ্চয়ই অতএব এটার পূর্বে ছু 
a পরিণাম সবর কর [] 


i কাজেই তুমি সেই বিষয়ে আমার নিকট দরখাস্ত করো না, যার মূল ব্যাপার তোমার অজানা। আমি তোমাকে নসিহত করি , " 
সু নিজেকে জাহেলদের মত বানিয়ো না।” (৪৭) নূহ সঙ্গে সঙ্গে বলল £ " হে আমার রব, আমি তোমার নিকট পানাহ চাই সেই বিষয়ে E 
ঘর তোমার নিকট প্রার্থনা করা হতে, যে বিষয়ে আমার জানা নাই ৯৮ তুমিই যদি আমাকে ক্ষমা না কর ও দয়া না কম তাহলে আমি স্ব 
ঘর ধংস হয়ে যাব।” ( ৪৮) নির্দেশ হলঃ “হে নূহ! নেমে পড়, আমাদের নিকট হতে শান্তি ও বরকত তোমার প্রতি, আর সেই লোকদের 
টু ্রতি যারা তোমার সঙ্গে রয়েছে। আর কিছু লোক এমন আছে, যাদেরকে আমরা কিছুকাল জীবন-সামগ্রী দান করব। তার পর ষ্ট 
দু তাদের উপর আমাদের নিকট হতে মর্মান্তিক আযাব আসবে।” (৪৯) হে মুহাম্মদ, এ সবই গায়েবী খবর। আমরা তোমার নিকট তা 

সু অহীর মাধ্যমে পাঠাচ্ছি। এর পূর্বে না তুমি তা জানতে আর না তোমার জাতির লোকরা। অতএব ধৈর্য ধারণ কর। শুভ পরিণতি স্তর 
ঘুর মুত্তাকী লোকদের জন্য নিদিষ্ট ** শি 


(১৮) অৰ্থাৎ এ রকম প্রার্থনা করা থেকে যার সঠিকত্য. সম্পর্কে আমার জ্ঞান নেই।( ১৯) অর্থাৎ যেভাবে নূহ (আঃ) ও তার সাথীদের ই 
রি অবশেষে বিজয় ঘটেছিল সে ভাবে তোমার ও তোমার সাথীদের বিজয় লাভ হবে। সুতরাং এখন যে বিপদ ও কাঠিন্য তোমাদের স্ট 
১০০০০০৯০৮০০ = 


ই চত জের হা ভয় জা ভে ত চহা তার হতে চা তত দত কর চত ভাত চর আত চু হর দত চল তেজ ভিত হর সক চি আগা চা যঃ টি 


সূরা হুদ-১১ ১৯ পারা-১২ 
টি Sl হা জর জজ ভাতা হার হতে EAE EX হাত যা হে ভে রা LUE চে ছা রও রি! ER ER ভার রা প্রা রও চর রে ছা রা EEE চর ইন 
Ethie Hrd 222 52114011632 2044 C0/ +E 
nL OS নি (৩ 5) 1১৩৬৮ চি OF ৬2৪ ৮5৬ 2৬ &) 2 
চু ইলাহ কোন তোমাদের নাই আল্লাহর তোমরা হে আমার সে হুদকে তাদের আদ-এর প্রতি এবংষ্টু 
জন্য দাসতৃ কর জাতি বলল (পঠিয়েছিলাম) ভাই EB 


224 ন চক ন 241 29629 Kh 2224 2, (০268 
8) 621 5১৮ এরি AEA পি BD ORES 9 291 ০১১৫ 
আমার নাই কোন এর তোমাদের কাছে না হে আমার মিথ্যারচনাকারী এছাড়া তোমরা নও তিনি ঘর 
পারিশ্রমিক পারিশ্রমিক উপর আমি চাই জাতি ছাড়া সর 


চা 


-ঠী Fe 49 E 
> রি ১৯৯ 2৫ ০ এত) 4 রি ০৫০ UAL রি গার Ed 
2) EE Od fo 2 ১০00৩ ৯ 1৮ CHG 


| 

B 

| 

i 

| 

|| 

ছু Ed 
টু ফিরে এস এরপর তোমাদের তোমরা হে আমার এবং তোমরা বুদ্ধি তবুও কি আমাকে সৃষ্টি (তার) উপর 
i 

| 

[ 

| 

|! 

| 

[| 


রবের(কাছে) ক্ষমা চাও জাতি কাজে লাগাবে না করেছেন যিনি 


তোমরা 
পা ৮ | ৫০ AL র্‌ Lid 2 0 রেশ a ১৮০৫) ছু 
YJ 55% BL 6% 250 3 HUI ALE 7545) 9542) 8 


না এবং তোমাদের উপর শক্তি তোমাদের এবং যুসলধারে তোমাদের বৃষ্টি তিনি প্রেরণ তারই 


শক্তির বৃদ্ধি করবেন উপর করবেন দিকে ষ্ট 
ভি 15 AML A AE ri ৫৫2 টির রা বারা ৫ ০ 
৬৩ (59৬ ০০ 2: ০৬৭ ৬৯ (৩১১৪০1% ০০:12 ১০ 
চী আমাদের পরিত্যাগকারী আমরা না এবং সুস্পষ্ট আমাদের কাছে না হে তারা অপরাধী হয়ে তোমরা মুখ 
্রিইলাহদেরকে প্রমাণসহ তুমি এসেছ হুদ বলেছিল ফিরাও শ 
Bad LUE 20 ভা) 21526 2 “2, 233 ০ ৩ [পি ৫052 ১ 
৪251 ৩১৮০ I) 085 OL OCs, 6 ০ ৩ 2 ৬৬১০০ 
প্র “কেউ তোমাকে এছাড়া আমরা না ঈমান আনব তোমার আমরা না এবং তোমার ই 
আবিষ্ট করেছে টি বলি EE কথায় শি 
৪৫ 4 Ae ২722) 214  টাতি। পি ৫1) 
I BUGS 5 20 GS 0৮ 0৩ ৮৮১০, ৩৪8 
| তোমারাও এবং আল্লাহকে স্বাক্ষী নিশ্চয়ই সে বলল মন্দ আমাদের | 
i স্বাক্ষী থাক করছি আমি দিয়ে উপাস্যদের স্তর 


কুকু-৫ (৫০) আর 'আদ' -এর প্রতি আমরা তাদের ভাই হুদকে পাঠিয়েছি। সে বললঃ “হে আমার জাতির লোকেরা, তোমরা |. 
আল্লাহর দাসতৃ কবুল কর, তিনি ছাড়া তোমাদের কোন ইলাহ নেই। তোমরা তো শুধু মিথ্যা বানিয়ে নিয়েছ (৫১) হে জাতির স্তর 
E লোকজন, এই কাজের জন্য কোন মুজুরীই আমি তোমাদের নিকট চাই না। আমার পুরহ্ষার তো তার যিম্মায় যিনি আমাকে সৃষ্টি সর 
B করেছেন। তোমরা কি আদ বুদ্ধি- বিবেচনা প্রয়োগ করবে না? (৫২) হে আমার জাতির লোকেরা, তোমাদের রবের নিকট ক্ষমা সী 
& চাও। অতঃপর তীর দিকেই ফিরে এস,। তিনি তোমাদের জন্য আকাশের দুয়ার খুলে দিবেন এবং তোমাদের বর্তমান শক্তি ও ক্ষমতা স্ 
দ্র আরো বৃদ্ধি করে দিবেন। অপরাধী লোকদের মত (বন্দেগী হতে) মুখ ফিরিয়ে থেকো না।” (৫৩) তারা জবাব দিলঃ "হে হুদ, তুমি সত 
প্র আমাদের নিকট কোন সুস্পষ্ট সাক্ষ্য নিয়ে আসনি। তোমার কথায় আমরা আমাদের উপাস্যদের ত্যাগ করতে পারি না; আর আসলে স্তর 
সর তোমার প্রতি আমরা ঈমানদার হব না। (৫৪) আমরা তো মনে করি যে, তোমার উপর আমাদের উপাস্যদের মধ্যে কারো "মার স্তর 
তর পড়েছে ২০।” হুদ বললঃ আমি আল্লাহর স্বাক্ষী পেশ করছি। আর তোমরাও সাক্ষী থাক, | | 
(২০) অ সম্ভবতঃ কোন দেবী, দেবতা বা কোন হযরতের আস্তানায় বে’ আদবী করেছ, ফলভোগ করেছো, 


ঘর যেজন্য তুমি এই সব ভ্ৰষ্ট কথাবার্তা বলতে শুরু করেছ, আর যে সব লোকালয়ে কাল তুমি সম্মানের সংগে বাস করতে সেখানে আজ দ্টর 
প্র তোমাকে গালি ও পাথর দিয়ে অভ্যর্থনা করা. হয়েছে। - 
[| 


হই রও হয হত ভাজ চা জাত ভে হত হয ভারে ঢায ভার হা রা EN আর EE জা হয জাত রা ON হা উ চে ভারে হো ভাজে চা EE ঢু চটি 


সূরা হুদ-১১ ২০ পারা-১২ 
পা ত জজ EE জর হা ঢের চে জর রর তা ভি OE BE, OE টা তর যে 


ত AOE 2৩৩ ?95১052 OOF 


৪৬ পা ৬ Pd 
সকলে be Led তাকে ছাড়া জনয শিক তা হতে 
(মিলে) তোমরা ষড়যন্ত্র কর যা 
১৬৬ ৩ 


915 ৩2 (2৬ সি ৩ ৬) sl LEG 0) 5329 ০8 
প্রাণী রব আমার রব | আমি টি - 


139 ৩$০৪৪৪০ ৮1৮54 06 Gl %8 
তবে মুখ অতঃপর সরল-সঠিক পিথের” উপর আমার রব নিশ্চয় তার সামনের ধারণকারী তিনি 
নিশ্চয় ফিরাও যদি খা এই পথেই তাকে পাবে) CECE BE 


র্‌ ব্রি হি ০ 2 5 রর রব এ নী restart 
ৰ; ede 35 BF BEES 2১৪, % ৬৩ 2) 


না এবং তোমাদের জোর তক ae যা ই র 
ছাড়া পরি করবেন প্রতি নিয়ে হয়েছি আমি পৌছিয়েছি সর 


গু 
EMEA 


৬৪ 
১৮৮৪ 


টং 


নির্দেশ টা তি কৰতে পর 
রি ১৬৩ 5 2০ ভি 
BG 02 56 5 ০৪ % £৫21501 0250 51425 (৫68 


শর্তে 
শাস্তি ১850 ঈমান যারা ও 2৮৬ 
রক্ষা করলাম পক্ষ হতে সাথে এনেছিল 

wd 


33513 4215252৮986 98 ১৩৬ 55৮1 


৬ 
5 


WE HE SE EES Ls ভাও EES Et হজ ভি ছু হজ BUA EE HEE হর ভি ES) MEE ভয়ে হিয়া EEE ভা EEE জে তাহ GF হর URE EE EE ও 
Cc 
২ ন্‌ ( 
টি 
৬ 
$* 
3 
NN 
2 
NN 
Ca 
১৬ 
দি 
be 
৯ 
be) 
€ 
bl 
\ 
ছে 


স্বামী! 
ডং 


Le 
উট তারা অমান্য এবং তাদের নিদর্শনা অস্বীকার আদ এই এবং নু 
করেছিল রসূলদেরকে করেছিল রবের বলীকে ki I 


HH 3৩) ৮9১ inl 59১৪ ১৬৪ ০৪ fn 
ey দুনিয়ায় < মধ্যে তাদের অনুসরণ এবং স্বৈরাচারীর Le প্রত্যেক নির্দেশের 
করান হল 


ষ্ তোমরা যাদেরকে আল্লাহর শরীক বানিয়ে নিয়েছো তাদের সাথে আমার কোন সম্পক নেই।(৫৫)তীকে ছাড়া, তোমরা সকলেশ্ট 
সি মিলে আমার বিরুদ্ধে যডযন্ত্র কর | আর আমাকে এতটুকুও অবকাশ দিওনা। (৫৬) আমার ভরসা তো আল্লাহর উপর, যিনি আমারও 
প্র রব, আর তোমদেরও রব। কোন জীব এমন নাই যার মস্তক তীর মুঠিতে বন্ধী নয়! নিঃসন্দেহে আমার রব সোজা পথের উপর আছেন 
প্র (৫৭) তোমরা যদি মুখ ফিরিয়ে থাক. তবে থাকতে পার। আমি যে পয়গাম সহ তোমাদের নিকট প্রেরিত হয়েছিলাম, তা আমিষ্তী 
সু তোমাদের নিকট পৌছেছি। এখন আমার রব তোমাদের স্থলে অপর লোকদেরকে উঠাবেন। আর তোমরা তার কোনই ক্ষতি করতে 
প্র পারবে না। আমার রব নিশ্চিতই সব কিছুরই নিয়নত্রনকারী।( ৫৮) পরে যখন আমাদের ফরমান এসে পৌছিল, তখন আমরা আমাদের 
স্তর রহমতের সাহয্যে হুদকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল তাদেরকে নাজাত দান করলাম এবং এক কঠিন আযাব হতে তাদের 
প্র বাটালাম। (৫৯) এই হল "আদ জাতি। তাদের রবের আয়াতকে তারা অমান্য করল, তার নবী- রসূলদের কথাও তারা মানল না! আক 
প্র সত্য দ্বীনের প্রত্যেক প্রবল পরাক্রান্ত দুশমনকে তারা অনুসরণ করল।( ৬০) শেষ পর্যন্ত এই দুনিয়ায়ও তাদের উপর আভশম্পাত হল, 
Se me আজ ভর হে হা হে হা হে EE জাজ চু চর চা রা রাজ হা হা চা চে রাজ ভা জা ভোর ঢা চুর ঢা চো জর ছা ভার চি 


সূরা হুদ-১১ ২১ পারা-১২ 
রা হজ জার পাও আজ জা জর আতা চে চি? চা ঢায ঢা জা আও ভে ঢা হর আছর EEE) চা চে আছ চে চর রও জতভত ভে Ry 


E ০2 ধু) পু ১০ পর্ব 2336/7 2s 2 ৫ ০57151-65% 
1 22 ১৩] ৩০৫ ০5651566166 OL Sf চুকে 28 Sn 
চু (যা ছিল) আদকে দুরে নিক্ষেপ সাবধান তাদের অস্বীকার আদ নিশ্চয়ই সাবধান কিয়ামতের দিনেও এবংষ্টু 


লু জাতি (করাহল) (জেনেরাখ) রবকে করেছিল জাতি (জেনেরাখ) || 
ৰ, 4 EB 
5 রা পাঠ) 995 221) ME IZ, ০2 1পরু ‘29% চু 22 
৪ [6:2115031 a3 (৬০৬৮ PA 2 0) ৩ ১25৪ 
তোমাদের নাই আল্লাহর তোমরা হে আমার সেবলল সালেহকে তাদের ভাই সামুদ প্রতি এবং হুদ 
জন্যে দাসত কর জাতি (পাঠিয়েছিলাম) জাতির দেবীর) | 
(28 5 ALL ANE ৰ ৬৩৫০ প্2৫ ০ (224 L2H 
ও নিন 3 ০5১91027০50 25 ৮৮ 2০028 
তার তোমাদের বসবাস এবং মাটি থেকে তোমাদের সৃষ্টি তিনি তিনি ছাড়া ইলাহ অন্য দু 
উপর করিয়েছেন করেছেন কোন স্তর 

| 

PLT 1511৫ SB BS এ কু ওর 4 24, 05৮ এটি ১৩০১ 2৫ 214 
25০4 1560) ওটি 22 5) 01১ Sad চিঠি শি 508৯০ - 
হে তারা যিনি প্রার্থনার নিকটেই আমার নিশ্চয়ই তার তোমরা এরপর অতএব তার কাছে E 
সালেহ বলেছিল জবাব দেন (আছেন) রব দিকে ফিরে এস তোমরা ক্ষমা চাও ৪ 
৫ 1 2৮৫ 422% 2d সুৰৰ! AIL NEL 2d War 2% ১৫ 
GEICO ৩০৪ 06850302185 ৩৪ 


ভি হয হত জি 6 হয ভন ভু হয 28 ৪2 হি ভিত হজ 


টু আমাদের ইবাদত যার আমরা ইবাদত আমাদেরকে কি এর পূর্বে আশান্থল আমাদের নিশ্চয়ই স্তর 
ছু পূর্বপুবুষেরা করেছে করি নিষেধ করছ মধ্যে তুমিছিলে ছু 


। আর কিয়ামতের দিনেও। শুন! আদ তাদের রবকে অমান্য ও অস্বীকার করল! শুন! দূরে নিক্ষেপ করা হল ' আদ, হুদ-এর জাতির 
্ লোকদেরকে।রুকু-৬ (৬১) আর সামূদ এর প্রতি আমরা তাদের ভাই সালেহকে পাঠালাম। সে বললঃ “হে আমার জাতির 
$ লোকেরা, আল্লাহর দাসড় কবুল কর। তিনি ছাড়া তোমাদের কোন রব নেই। তিনিই তোমাদেরকে যমীন হতে পয়দা করেছেন, আর 
্ এখানেই তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। অতএব তোমরা তার নিকট ক্ষমা চাও এবং তীর দিকে ফিরে এস; নিঃসন্দেহে আমার 
চট রব অতীব নিকটে । আর তিনি প্রার্থনার জবাব দাতা ২১1 (৬২) তারা বললঃ “হে সালেহ পূর্বে তুমি আমাদের মাঝে এমন এক ব্যক্তি 
ছিলে, যার সাথে অনেক আশা আকাঙ্ঘাই জড়িত ছিল। তুমি কি আমাদেরকে সেই মাবুদদের পৃজা-উপাসনা করা হতে বিরত প্র 
রি রাখতে চাও, যাদের পূজা-উপাসনা আমাদের বাপ-দাদারা করত? রর 
(২১) এই সংক্ষিপ্ত বাক্যে হযরত সালেহ (আঃ) শেরকের মূল কেটে দিয়েছেন। মোশরেকরা মনে করে- আর চালাক লোকেরা i 
& তাদের এ রকম বোঝাবার চেষ্টাও করে যে, আল্লাহতাআলার পবিত্র আস্তানা সাধারণ মানুষের নাগাল থেকে খুবই দূরে; তার i 

দরবারে সাধারণ লোকের কেমন করে পৌছানো সম্ভব? সেখান পর্যন্ত দোয়া পৌছানো তার পর তার জবাব পাওয়া কখনই সম্ভব 
& হতে পারে না যতক্ষণ পর্যন্ত না *অসিলা* তালাস করা হয়, এবং উপর পর্যন্ত নযর নিয়ায ও আর্জি পৌছানোর কৌশল যাদের জানা 
চী আছে সেই মযহাবী মন্সাবধারীদের (ধর্মীয় পদাধিকারী ব্যক্তিদের) খেদমত যা হাসিল করা হয়। এই ভুল ধারণাই বান্দাহ ও - 
টু আল্লাহর মধ্যে অসংখ্যা ছোট-বড় দেব-দেবী-উপাস্য ও সুপারিশকারীর এক মস্ত বড় শৃঙ্খল খাড়া করে দিয়েছে। হযরত সালেহ রি 
(আঃ) মুর্খতার এই সমগ্র জাদুকে মাত্র দুটি শব্দ দিয়ে চূর্ণ করে দূরে নিক্ষেপ করেছিলেন। প্রথমতঃ এই কথা যে, আল্লাহতাআলা রর 
টী নিকটেই আছেন এবং দ্বিতীয়তঃ এই যে তিনি প্রর্থনার উত্তর দানকারী। অর্থাৎ তোমাদের ধারণা ভুল যে তিনি দূরে আছেন, এবং রর 
্্ি তোমাদের এ ধারণাও ভূল যে, তোমরা সরাসরি তাকে ডেকে নিজেদের প্রার্থনার উত্তর লাভ করতে পারো না! তোমাদের প্রত্যেকেই 
রি তাকে তোমাদের কাছে পেতে পারো, তার সংগে নিতৃতে কথা বলতে পারো। সরাসরি তোমাদের আবেদন-নিবেদন তীর হুযুরে পেশ 
দ্র করতে পারো এবং তিনিও সরাসরি নিজে তার প্রত্যেক বান্দার প্রার্থনার উত্তর দান করেন। সুতরাং যখন বিশ্ব সম্রাটের আম দরবার 
ঠি সকল সময় সকল ব্যক্তির জন্য খোলা ও সকলেরই নিকটবর্তী তখন তোমরা কিরূপ মূর্থতার মধ্যে পড়ে আছো যে, তার জন্য 
চু মাধ্যম, অসিলা ও সুপারিশকারী খুঁজে খুঁজে ফিরছো? সর 


LETT রা হার জাত হার জা ছা জাজ হয হা হা হে জা জা রা হা রা জা জা হজে জর! চর ভা ঢায! হয হি রর রা! ঢায টি 


> 


[> /৭ 


সূরা হুদ-১১ ২২ পারা-১২ 
fC হত হয জাত জা এ এরও রহ জু E55 হা চে FES ও জজ HE টি ই BOG উর জড়ো টি BE চি চিত চিত Fed কে হের ডর EX ই 


১ ৩ ১) 61৫ > 23 ANZ 22 2 Ald 0% 22 ও * 
৪25৫ 2k OBL 2৮৬৮৩ ৩৪ ৬৬ তে ৩১ 


রা কি তি 
স্ন তোমরা (ভেবে) হে সেবলল বিভ্রািকর যার আমাদের তুমি তা হতে সন্দেহের অবশ্যই নিশ্চয়ই এবং 
সু দেখেছ কি আমার জাতি দিকে আহবান করছ মধ্যে আছি আমরা গর 


| 2% ১ পার্ট EAS x 22 D0 ০ ১৯:৫5 ot hd AE 5 | | 
EOS 0 2220 282 ঠেতা 5 0S 2 FE ৬5 Clg 
সু আমাকে তবেকে রহমত তার আমাকে এবং আমার পক্ষহতে স্পষ্ট উপর আমি হই যদি | 
ষ্ সাহায্য করবে পক্ষহতে দিয়েছেন রবের প্রমাণের নু 


| ১৫1 2% পরব ৩০৫৩০ ৩৫ > 


el A =) 2 ( শে 4 (৫5১ পাত রত || 
BESS 2524 2 0১৮১৯ XE 8১৩৪2 ০ ৩৪৩৮০০ 5), 40 058 
EH এই হে আমার এবং অধিক এছাড়া আমাকে বৃদ্ধি অতএব তার আমি যদি আল্লাহ থেকে ষ্ট 
জাতি ক্ষতি করবে তোমরা না অবাধ্য হই |] 


হি 1 5 পার্ট ॥ BA 


রি 

Ls ১৪পু + তির 2 & 2 2 ৫৫ LZ ন’ #0), ৬৯ |e 
eT * 3 wisi 0০৮৬ ১১১৬৬ এ 401 সু 
ষ তাকে স্পর্শ না এবং আল্লাহর যমীনের উপর সে খাবে অতএব তাকে একটি তোমাদের আল্লাহর উদ্রী | 


দ্র করবে ছেড়েদাও নিদর্শন জন্যে (পক্ষহতো || 
5 ৫3% 79৫৫৫ ALL 1/94 56১2115১4৮৫ 21 স্টার 
“ 212 1 IE ৫১১২৯ © 2° oe ৫ ৬ ৮+০ পু 
সু তোমাদের তোমরা জীবন তখন অতঃপর তাকে অতি সত়র শাস্তি তাহলে মন্দভাবে গ্ি 
প্লু ঘরের মধ্যে উপভোগ কর সালেহ বলল তারা হত্যা করল 57775 57 
শিরক ৫ 1৫ ০ ০৩ 2৩৩ পরত রণ € 
1৪৫ (2 FE ৫৩ DIONE ৪৫ ৩০ EY 5+ 2৩ EG 
চুঁ আমরা রক্ষা আমাদের নির্দেশ আসল অতঃপর মিথ্যা হওয়ার নয় একটি এটা দিন তিন 
টু করলাম (শাস্তি দেয়ার) যখন প্রতিশ্রুতি (পর্যন্ত) 
(Ie ৫ 


N 


E ৬ 34 2: 2 ১ রণ ৬৬ প৩৩ 2 সি 417 1 
৮৮০১৫ CIS ৩৪ 2 ৩৩ 2421১ ৪৯ 1$ ৩০০০ 
প্র সেদিনের লাঞ্ছুন। হতে এবং আমাদের রহমত দিয়ে তার সাথে ঈমান যারা ও 
পক্ষহতে (তাদেরকেও) এনেছিল 


OHA GA LI 9) 
পরাক্রমশালী 


শক্তিমান তিনিই তোমার রব নিশ্চয়ই 


০ 


{ 
সর তুমি যেদিকে আমাদেরকে ডাকছ, সে সম্পর্কে আমাদের মনে বড়ই সন্দেহ রয়েছে, তা আমাদেরকে বড়ই দ্বিধা-সংশয়ের মধ্যে 
£ুঁ ফেলে দিয়েছে’ (৬৩) সালেহ বললঃ “হে জাতির লোকেরা তোমরা এ কথা একটু ভেবে দেখ যে, আমার নিকট যদি আমার রবের সর 
সর তরফ হতে এক স্পষ্ট সাক্ষ্য বর্তমান থেকে থাকে এবং তার পর তিনি যদি তার রহমত দানেও আমাকে ধন্য করে থাকেন তা হলে সতী 
ষ্ এর পর আল্লাহর পাকড়াও হতে আমাকে কে বীচাবে, যদি আমি তার না-ফরমানী করি? তোমরা আমার কোন কাজে আসবে এই ছু 
ত্র ছাড়া যে, তোমরা আমাকে অধিকতর ক্ষতির মধ্যে নিক্ষেপ করে দিবে? (৬৪) আর হে আমার জাতির লোকেরা! লক্ষ্য কর, আল্লাহর | 
ঘ এই উদ্ত্রী তোমাদের জন্য একটি নিদর্শন। একে আল্লাহর যমীনে বিচরণ করার জন্য আবাধ মুক্ত করে ছেড়ে দাও। এর পথে সামান্য স্তর 
রী বাধার সৃষ্টি করো না। অন্যথায় তোমাদের উপর আল্লাহর আযাব এসে পড়তে খুব দেরী লাগবে না। (৬৫) কিন্তু তারা উদ্বীকে হত্যা ষ্ট 
তরু করল। এ জন্য সালেহ তাদেরকে সতর্ক করে দিল, বললঃ “বাস, অতঃপর মাত্র তিনটি দিন নিজেদের ঘরে আরো বসবাস করে স্র 
kl নাও। এ এমন একটি মীয়াদ, যা কখনো মিথ্যা হতে পারে না”( ৬৬) শেষ পর্যন্ত যখন আমাদের ফয়সালার সঠিক সময় উপস্থিত ঘর 
হল, তখন আমাদের রহমত দিয়ে সালেহকে এবং তার সাথে যারা ঈমান এনেছিল, তাদেরকে রক্ষা করলাম এবং সেই দিনের লাঞ্ছনা দু 


হতে তাদেরকে বীচালাম। নিঃসন্দেহে তোমার রবই আসলে শক্তিমান ও প্রবল! i 
Nh me পর জাত হজ ভর হজ Geo et য় Mets হও EES আর হা EES ভা জর ভাত EE হার BE EE E25 EE হত! EE জে হারা চার ঢা ee 0 


সূরা ভুদ-১১ ২৩ পারা-১২ 
£?ি ভর জজ ভা ভে উঃ ভে ভোর ভে চত জা তম হত হে আরা তা আহ ভে ওর চাহ চর তে চত ভা তে চক জাতে হা জা হত জে ছি 


6৩02 2820 ASU 842৮2901556 (591 GE 5 


হয়েছিল ডপুড়হয়ে পড়া তাদের মধ্যে অতঃপর প্রচন্ড শব্দে মুল্য (তাদেরকে) ধরল এবং 


Ela HE 


(এমন যেন)(নিস্পন্দ-নিজীবি) সমূহের তা হয়ে গেল করেছিল যারা রি 
চ ৮55৫ 81 ১5 1, 2 ঠক পা ০০% ৫8 পর্ব (৩ হিপ এর্ক 
শু ১১৫০1৩০এ Nt ৮৫215 1১৯৮ Ol চাস 15৩4 2৮ - 
নু সামুদ দূরে অপসারণ জেনেরাখ তাদের রবের কুফুরী সামুদ জাতি নিশ্চয়ই সাবধান তার বসবাস করেনি £ 
পর জাতিকে (করা হয়েছিল) রর করেছিল ্‌ মধ্যে J 
পর্ব ple AK 1 ১৪0৫০ 2497 ৮০15) 9 > 5 
জে 2০ 0৬ ১৬১০12৩০৬৪৩ সি) ELT ভিত 51 
অতঃপর সালাম (ইবরাহীম) সালাম তারা সুসংবাদ নিয়ে, ইবরাহীমের আমাদের এসেছিল নিশ্চয়ই মধ্যে 
- না (বর্ষিত হোক) বলল (বর্ষিত হোক) বলেছিল কাছে ফেরেশতারা চিনি 
2772 ৫ রি CANALES HA 5 Te ৫4৫ কাত E) রে 2 ৫ 
৪১ 5) 0০5 28300 6০১৮ ৬5 রত 
রর তাদেরকে তার দিকে প্রসারিত না তাদের সে অতঃপর কষানো এক তার নিয়ে দেরি ছু 
সন্দেহ করল (খানা খেতে) হচ্ছে হাতগুলো দেখল যখন (মেহমানদারীর জন্যে) বাছুর আসতে হল বব 


| নে এ 2% Fz? 2 2৫ A ANZ AAD 22002 পান্নু 

OLY 5 ॥ 1 ০১ | ৩১০৩ ৯12৮2৬০৮৪০০ $ 

লুতের জাতির প্রতি আমরা প্রেরিত নিশ্চয়ই ভয় করো না তারা ভীতি তাদের হতে মনে সঞ্চার ও 
হয়েছি আমরা বলল হল 


Zi ১ AM ME | [৮৫১৫৫ SCAN পারছি যে চি 
(9৮০) 95 ৩৫ 2৯ ১ ৩ হও ভারি 

র ও ইসহাক অতঃপর তাকে আমরা তখন সে হাসল দভ্ভায়মান তার স্ত্রীও এবধ্ন 
সম্বন্ধে সুসংবাদ দিলাম (কারণ ভয়দূর হল) ছিল (সেখানে) ক 


E24 22217682522 হি 5৮14 ১০০ 
১৩০৪ ৩১0৩৩ 5 ১৪ 5 317 ৩৬, ৩৬০ ০১০৪ 
আমার এই এবং বৃদ্ধা আম অথচ আমি কি সন্তান আমার কি সে বলল ইয়াকুব স্ব 


প্রসব করব আফমসোচ 
১7 Ad 


টু 9১৩ ৫ পি < t i 
্র (৬৭) আর যারা যুলুম করেছিল, এক শক্ত প্রচ শব্দ তাদেরকে আঘাত) ৮০১৮ ৮5৩০ IAS OH 
গ্রহানল এবং তারা নিজেদের বসতিতে এমন ভাবে নিস্পন্দ ও নির্জীব হয়ে_ আশ্চর্য অখশ/২ খ্যাপার এটা নশ্য়ই সর 
পড়ে রইল,(৬৮) মনে হল যেন তারা সেখানে কোন দিনই বসবাস করেনি। i 

সাবধানঃ সামুদ নিজেদের রবের সাথে কুফরী করেছে। জেনে রাখ! দূরে নিক্ষেপ করা হয়েছে সামুদকে" । i 
রুকুঃ৭ (৬৯)আর শুন ইবরাহীমের নিকট আমাদের ফেরেশতা সুসংবাদ নিয়ে পৌছিল। বললঃ’ তোমার প্রতি সালাম বর্ষিত হোক। 
ইবরাহীম জবাব দিলঃ তোমাদের উপরও সালাম হোক। অনন্তর অল্পক্ষণ পরই ইবরাহীম একটি কষানো বাছুর (তাদের মেহমানদারীর প্রন 
জন্য) নিয়ে আসল২২। (৭০) কিন্তু যখন দেখল যে, খাবারের দিকে তাদের হাত প্রসারিত হচ্ছে না২৩। তখন সে তাদের প্রতি 
সন্দিপ্ধহল এবং মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগল। তারা বললঃ ভয় পেয়ো না। আমরা লুত জাতির প্রতি প্রেরিত 
রি হয়েছি। (৭১) ইবরাহীমের স্ত্রী-ও নিকটে দাড়িয়েছিল। সে এই কথা শুনে হেসে ফেলল। অতঃপর আমরা তাকে ইসহাক ও ইসহাকের | 
পরে ইয়াকুবের সুসংবাদ দিলাম। (৭২) সে (স্ত্রী) বললঃ কি আমার আফসোচ ২৪। এখন কি আর আমার সন্তান হবে, যখন আমি বৃদ্ধা | 
দু হয়েছি। আর আমার স্বামী হয়েছে বৃদ্ধ। এ তো বড়ই আশ্চর্যের ব্যাপার। শ 
E২২) এ থেকে জানা গেল-ফেরেশতারা হযরত ইবরাহীম (আঃ) এর বাড়ীতে মানুষের রূপ ধরে এসেছিলেন এবং প্রথমে তরাষ্ট্ী 
টী নিজেদের পরিচয় দান করেননি। সুতরাং ইবরাহীম (আঃ) তাঁদেরকে অপরিচিত অতিথি মনে করেছিলেন। এবং তাদের আগমনের 
্ সাথে সাথেই তাদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন।( ২৩) এ থেকে হযরত ইবজাহীম (আঃ) জানতে পারলেন যে তারা ফেরেশতা। রী 
(২৪) এর অর্থ এই নয় যে হযরত সারা বস্তুতঃ এ কথায় খুশী না হয়ে উল্টো নিজের দুর্ভাগ্য মনে করেছিলেন। আসলে স্ত্রীলোকেরা 


বিস্মায়কর ব্যাপারে সাধারণতঃ যে ধরনের কথা বলে থাকে এ হচ্ছে সেরূপ একটি উত্তি ল্মাত্র । রী 
হই ভা জে চাও হজ হে EES হতে ভাত জে ভাত চর যা হাত তাজ তা জরা হা তত চাও ভা উতর জাতে জা আহে হযে ও উর হিঃ তের চু ওত টি 


চে ভে হা হি BES Ed উঠত RST ভুত ME 
CE 


b>) 


4১০ 


সূরা হুদ-১১ ২৪ পারা-১২ 
4? ৪ ভাজে হে Va UE End জর হর জাত টি পে হর চর ভা ভি EEE E38 চর হও উঠ তির COS ডিও ভিত ESD ইউ গর জে B65 উর টি ই 
ADR তার BLL 


৫1122 1৮৮ ৬) পাজি PA 114 E 
Ree NOT লিও এ 0০৮০ nl BEANO oO eh 1৮ 
ঘর (হে ইবরাহীমের) তোমাদের তার বরকত এবং আল্লাহর রহমত আল্লাহর নির্দেশ হতে তুমিবিস্িত তারা স্তর 

উপর সমূহ (হতেও) হকি 'লেছিল সু 


টু পরিবার 
1 37455 ৫১2৫৯০2৯1১1 চপ LAL পর ১৫৫৩5 CE 

৮2644274৮45 
- সুসংবাদ তার কাছে এবং ভীতি ইবরাহীম হতে দূর হল অতঃপর মহান  প্রশ্যসত তিন দু 
i 522 B22 12, KL 5 ডি টি ও মিশ্চয়ই 
27০১০61০৯১১ 0) ১৮ 28 ১৪ (১৩৪ এ 
নু (আল্লাহ) কোমল সহনশীল অবশ্যই ইবরাহীম নিশ্চয়ই লুতের জাতর ব্যাপারে আমাদের সাথে ্ 
- অভিমখী অন্তরের (ছিল) বাদানুবাদকরতে লাগলো 

2 2514 2288 পট পালা ১৩৫ ক ৮2282 452 কাঠি 
৪৮৫ ৮৪) 5০৪ ভা IES ধ১০৩৬০০০০৮ Spat 
মর দেরউপর তারা নই এবং তোমার নির্দেশ এসে গেছে নিশ্চয়ই এটা থেকে বিরত (বলা হল) নু 
ভর অত্যাসম (এমন যে) রা তা শি 

€ 47 টনি 012 5 2 2 ৰণ 276 
591৮9 259 ES জা 20১১১১২-০ ৬৪৪ 
মস কুচিত ও তাদের সে বিষন্ন লুতের আমাদের আসল যখন এবং প্রতিহত হবার নয় শাস্তি # 
i হলো ব্যাপারে হল (কাছে) ফেরেশতারা 
| £ 5. পে GH পচ 0 014৫ ০৫ রি i 
বর 0৮৯৪৮ ০০% 1৩৯১ ০5 5 CS eG 
| | ভয়ানক দিন এই বলল এবং বাহু (অর্থাৎ তাদের 


এবং তার বরকত রয়েছে । আর নিশ্চয়ই আল্লাহ অতিশয় প্রশংসার যোগ্য এবং বড়ই মহান।”' (৭8) পরে ইবরাহীমের ঘাবড়ানো 
অবস্থা যখন দূর হয়ে গেল এবং (সন্তানের সুসংবাদ পেয়ে) তার দিল খুশী হয়ে গেল, তখন সে লুত জাতির ব্যাপারে আমাদের সাথে 
ঝগড়া করতে শুরু করল২৫। (৭৫) আসলে ইবরাহীম বড়ই ধৈর্যশীল ও নরম দিলের মানুষ ছিল। আর সকল অবস্থায় আমাদের দিকেই 
প্রত্যাবর্তন করত। (৭৬) (শেষ পর্যন্ত আমাদের ফেরেশতারা তাকে বললঃ) “হে ইবরাহীম, এ হতে তুমি বিরত থাক। তোমার রবের 
Hl হুকুম হয়ে গেছে। এখন তাদের উপর সে আযাব অবশ্যই আসবে, তা কারো বাধাদানে ফিরে যাবেনা।” (৭৭) আর যখন আমাদের 
| ফেরেশতারা লুতের নিকট পৌছিল তখন তাদের আগমনে সে ঘাবড়ে গেল, মন ছোট হয়ে গেল এবং বলতে লাগল যে,'* আজ বড়ই 
তর বিপদের দিন২৬।” 
প্র বিসায়কর ব্যাপারে সাধারণতঃ যে ধরনের কথা বলে থাকে এ হচ্ছে সেরূপ একটি উত্ত মাত্র (২৫) ঝগড়া করা শব্দটি এ ক্ষেত্রে 
হযরত ইবরাহীম(আঃ) আপন রবের সাথে যে একান্ত মহব্বত ও মনোরম সম্বন্ধ রাখতেন তারই সূচক। এ শব্দ দিয়ে চোখের সামনেষ্ট্ী 
Hl এমন একটি চিত্র ফুটে উঠে যে বান্দা ও তার রবের মধ্যে বহুক্ষণ ধরে পীড়া-পীড়ি চলতে থাকে; বান্দা যিদ করতে থাকে, যে-কোন 
ভাবে লুতের কওম থেকে আযাব হটিয়ে দেয়া হোক। আল্লাহ উত্তরে বলতে থাকেন - এ জাতির মধ্যে কল্যাণ বলতে আর কিছু বাকীর্টী 
ঘি নেই এবং তাদের অপরাধ এতদূর পর্যন্ত সীমা অতিক্রম করেছে যে এদের প্রতি কোন অনুগ্রহ করা চলে না৷ কিন্তু বান্দা! তবুও বলেন 
মু চলে, প্রতিপালক-প্রভূ যদি সামান্য কিছু ভালও তাদের মধ্যে থাকে, তবে আরও কিছু অবকাশ দান করুন। হতে পারে, তার থেকে 
ঘর কিছু সুফল ফলবে।( ২৬) এ ফেরেশতারা সব সুন্দর বালকদের রূপে হযরত লুতের নিকট এসেছিলেন। তিনি জানতেন না যে এরাষটর 
ঘর ফেরেশতা। একারণেই অতিথিদের আগমনে তিনি অত্যন্ত পেরেশানি ও উদ্বিগ্নতা বোধ করছিলেন। তিনি নিজ জাতি 
ET রশ 
রি 
টি 


সা চত জা হাঃ হর হজে হত হত চা ভে হর চু চে ভর ভা হা ভার ঢা [জর চর চর চরহ চা চু চি চে রও মজা কত জজ জা চু 


সূরা হুদ-১১ ২৫ পারা-১২ 
শু কা যা মা জা 


55 0591৬ 0555 G14) 026 এ HE 58 


ছু কু কর্ম (অর্থাৎ তারা কাজ করতে পূর্বে এবং তার দিকে দ্রুত রা 


S35 LEG তি ৫৮ 6h US S52 os OU! 
এক 


না আল্লাহকে অতএব তোমাদের অধিক পবিত্র তারা আমার(জাতির) এসব হে আমার সে 
“ তোমরা ভয়কর জন্যে মেয়েরা(আছেট সম্প্রদায় বলল ছু 

PAE 244 ৩০৪ ৫৩৩ 227221 
৩০০৯৮ ৫ 5৩৩৩১ ৰ 20৮ ৮৫2০০ 3 O32 
তু্মি kg কোন IE নাই কি আমার ব্যাপারে আমাকে | 

জেনেছ অবশ্য বলল (চিন্তা ধারার) মানুষ মধ্যে মেত্মানের লজ্জিত কর ছু 


| | 
| | 
| | 
| 
|| 
| | 
সর নাই 
- 
i 508035 US 2৫৩ ৬5৫ 0 GT 


টড? জন্য 


| | 
2308756৩১১৪ DL 455 HE $$ চ্ওি Gn 


পা নিশ্চয়ই লূত হে (আগন্তুকরা) র্তিশালী কোনআহয়ের) কাছে আমি AE a6 ts 


ফেরেশতা আমরা বলল স্তন্তের ৮575 ক্ষমতা উপর ই 
[| 2 w 2 40 ঠা 
হয ? SANG 2 1১১৬ ৯০৬ ৩ ৫) ০ ৬৬ 
Hl না এবং রাতের রর তোমার অতএব তোমার তারা গৌহতে হং নদে 
- পরিবারসহ চলেযাও কাছে পারবে . ঠা 
FARA ৫9৩ রর 5 ৫ নে 
১:০2 6 6052 এ ৮ Sy ৫৫ is Sahl! 
॥ তাদের পোছবে যা তার পৌঁছবে তা লয় তোমার স্ত্রী কিন্তু. কেউ তোমাদের 
ll (সেই শান্তি) (সিদ্ধান্ত) . (সংগে যাবে না) মধ্যে রি I 
i 


| (৭৮) (এই যেহমানরা এসে পৌহতেই) তার জাতির লোকেরা ব্যান্ত হয়ে তার ঘরের দিকে দৌড়ে আসতে লাগল। পূর্ব হতেই তারা 
| এ রকম অসৎ কাজে অভ্যন্ত ছিল | লুত তাদেরকে বললঃ “হে আমার সম্প্রদায়ের লোকেরা, এই আমার(জাতির) কন্যারা রয়েছো 
| এরা তোমাদের জন্য অধিক পবিত্র ২৭। আল্লাহকে কিছুটা ভয় কর। আর আমার মেহমানের ব্যাপারে আমাকে লজ্জিত করো নানী 
সর তোমাদের মধ্যে ভালো মানুষ কি কেউ নেই?” (৭৯) তারা জবাব দিলঃ “তোমার তো জানাই আছে যে, তোমার(জাতির) কন্যাদের 
| ব্যাপারে আমাদের কোনই আগ্রহ নেই। আর তুমি এও জান যে, আমরা কি চাচ্ছি।”+( ৮০) লুত বললঃ “হায়! আমার যদি এত খানি 
ছু শক্তি থাকত যে তোমাদের সোজা করে দিতে পারতাম; অথবা কোন মজবুত আশ্রয় এমন হত যেখানে আশ্রায় নিতাম।” (৮১) তখন 
সর ফেরেশতারা বলল ঃ “হে লুত, আমরা তোমীর রবের প্রেরিত ফেরেশতা। এরা তোমার কাছে পৌছুতে পারবে না। বাস,তুমি কিছুটা 
ত্র রাত থাকতে নিজের পরিবার-পরিজন নিয়ে বের হয়ে যাও, আর দেখ, তোমাদের কেউ যেন পিছনের দিকে ফিরে না দেখে। কিন্ত 
| তোমার ত্রী (সংগে যাবেনা), কেননা, তার উপরও তাই ঘটবে, যা এদের উপর ঘটার রয়েছে। | | 

(২৭)। এর অর্থ এই নয় যে, হযরত লূত তাদের সামনে বা নিজের সম্প্রদায়ের কন্যাদেরকে ব্যভিচারের জন্য পেশশ্টী 
স্তর করেছিলেন। তোমাদের জন্য এরা পবিত্রতর, এই বাক্যাংশ এরূপ ভুল অর্থ গ্রহণের কোন অবকাশ বাকী রাখেনি। হযরত লুতেরষ্ু 
ঘর উদ্দেশ্য পরিহ্ষাররূপে এই ছিল যে, নিজেদের প্রবৃত্তির কামনা'আল্লাহর নির্দিষ্ট স্বাভাবিক ও বৈধ্য উপায়ে তৃপ্ত কর; সেজন্য স্ত্রীলোকের 
Bl কোন অভাব নেই। হু 
উজ তত on জা জা রত রহ রা রা চা ঢায রা হার রা রা রা রা চারে ঢা ঢা হা হে হা টু চারা হাতে Es যে হাটি 


শব্দার্থে কুর-8/৪- _ 


সূরা হুদ-১১, ২৬ পারা-১২ 
হা 
1৮ ত5র্ণ GAZ 22. ৩০৩ Ladd ৯৩৩১) 92 পর তর্প < 
৫: 77 TE HOS Rl lire ৮8৩৬৯ 618 
০০১৮5 সকাল তাদের নিশ্চয়ই সত 
করলাম নির্ধারিত সময় টু 


12-55559058 ৩5 (৬৩৮৫৬৬০5৫০৩ 


| (প্রত্যেকের জন্যে) ক্রমাগত কংকরের থেকে পাথর তারউপর আমরা . এবং তার নাচের in 


ন কম করো 
১৯৮7 dl? AEA > % ELLA 
EBL ORS 0 ৯৮ 2) 9৯৪5 2% ৩৩ En 
ও হে এবং পরিবেষ্টনকারী দিনের . শাস্তি তোমাদের ছু 
গা আমার জাতি উপর - 
A 3 2 2 ‘ 
162 35 ও 26 8 3 AA POUASS SI 
বিপর্যয় সৃষ্টিকারী যমীনের মধ্যে , তে এ তাদের লোকদেরকে তোমরা না এব 
LE (হয়ে) অনাচার কর জিনিসগুলোকে ক্ষতি করো? 


| . ৃঁ | | 
এদের ধৃংসের জন্য সকাল বেলার সময় নির্দিষ্ট রয়েছে- সকাল হতে আর দেরীই বা কতটুক।”” (৮২) পরে আমাদের ফায়সালার | 
সর সময় যখন এসে পৌছল, তখন আমরা সেই জনপদকে নীচ হতে উপরে সম্পূর্ণ উল্টিয়ে দিলাম, এবং তার উপর পাকা মাটির প্রস্তর সু 
El অবিশ্রান্ত বর্ষন করলাম। (৮৩) যার প্রতিটি প্রস্তর খন্ডই তোমার প্রতিপালকের নিকট চিহ্নিত ছিল ২৮ . আর যালেমদের ব্যাপাবে এই 
ঘ শান্তি কিছুমাত্র দূরের জিনিস নয়। ছু 
সর রুকু-৮ (৮৪) আর মাদয়ানবাসীদের প্রতি আমরা তার ভাই শুআয়বকে পাঠালাম। সে বললঃ হে আমার জাতির লোকেরা! ষ্ট 
সূ আল্লাহর দাসতৃ কবুল কর। তিনি ছাড়া তোমাদের কোন রব নেই। আর ওধন ও পরিমাপে কমতি করো না। আজ আমি তোমাদের 
সর তাল অবস্থায় দেখছি।কিন্ত্র আমার ভয় হয়, কাল তোমাদের উপর এমন্‌ দিন আসবে যার আযাব তোমাদের সকলকে ঘিরে ধরবো | 
EB ৮৫। আর হে জাতির ভাইসব! ঠিক ঠিকভাবে ইনসাফের সাথে পূর্ণ ওষন ও পরিমাপ কর। আর লোকদের জিনিসে কোনরূপ ক্ষতি 
ষ্ সৃষ্টি করোনা। এবং যমীনে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না। [| 


রা 7 € হাত জাত 
2 ১ পরও AEA ঠি 
y ৩১০ (3 20 ০৮৮৯৪) 2 2৮৬৬ ME 
HR SAR E+ COG EAT RL LTT OTT 
i ৫৮০৫ | > ৬ Edd / £292 22 রঃ 
১১৮ এ (১2 ৩ [5 20115055152, 06. তো 
ভি ছাড়া লাহ কোন তোমাদের “লাই লাহ তোমরা অপ 
- ডি 816 _পোঠিযেছিলাম - 
20৫ ডিও রা রি 22৫ 
০৩1 Jy AG 029৮ এ OE eS Jou 
আমি ভয় কিন্তু 

0 

i 

| 

| 

- 


IF লীলার লা 7 
প্র (২৮)।অথি প্রত্যেক প্রস্তর খন্ড আল্লাহর পক্ষ হতে নির্দিষ্টকৃত ছিল যে কোন প্রস্তরথন্ডটি কি কি ধ্বংস কার্য সাধন করবে ও কোন 
সব অপরাধীর উপর আপতিত হবে। | | 
| দু 


উহ তত হও ও ভিত ভর ERT ভর ভাত ও হও ও cog হর রে ভরে হা রর হারে ছা জা চর রা চর চে ছা! [হর হা চর om হা টি 


সূরা হুদ-১১ ২৭ পারা+১২ 
হো RPE 


ঠা Et He লি ৬ 2৩ 2৪ 20 ৩8 


- তোমাদের আমি না এবং ঈমানদার তোমরা হও যদি ০ উত্তম আল্লাহর - 
উপর দেওয়া 
Td 99৩৩ রত 2 চন : | তোতা ] 
8561 ৩৩৫ ৩ এইট Of DIAG 889৩ ৩৫ 3G ১৮4 
নর আমাদের পূর্ব ইবাদত (তা) ৰ ৫ তোমাকে তোমার কি তা তারা বণল - 
শ পুরুষেরা করত যার আমরা নির্দেশ দেয় নামাজ সংরক্ষক | 
7১52৫) 2১1৫ 2 রর রব 24 352 ALLL 242 
3৩৩৪৪ Ad EY ৬) এ ৮৮৪০ ০022 ও 0 Cf চপল 
EB সদাচারী সহি অবশ্যই নিশ্চয়ই "যা আমাদের মধ্যে আমরা যেন অথবা | 
Ca পুরি এর ওরা মি তুমি রানী 225 7 রা 
এ ৬ ৮৫ ৮ 3 ৬৪ ৯৯৬৮ তা তি ৰথ see AAA 52 ৬ 
৪55) 3 ৮02 2 KEN ৩] AIH sk OFF 
ঘি আমাকে রিযক এবং আমার পক্ষহতে সুস্পষ্ট উপর আমি হই যদি তোমরা কি হে সেবললয্ু 
সরু দিয়েছেন রবের প্রমাণের (ভেবে)দেখেছ আমার জাতি i 
| | 5 ডে রর ১৬০12 জি রত ৮ ৫2 রে | | 
BLIGE 4) 74৬ 0০৯1 6 5 ১৫০০৮ UU, ৮5৪ 
তা হতে তোমাদের আমি যা (তার) তোমাদের যে আমিচাই না এবং উত্তম রিযক তার স্্ 
ঢু নিষেধ করি প্রতি বিরদ্ধাচারণ করি টা 
| ছি ॥ শু ৮১৪৯ ১৫০ পা FIs NM পরা ৩ এ 2 
৪০০০ ১2১ 8) 028৮ 0 2৬০ Io) Hf ০) 
প্র তারই (সংঘটিত হয়) এছাড়া আমার নাই এবং সা যতটুকু সংশোধন এছাড়া রা নাচ 
সু উপর আল্লাহ দ্বারা (যা) সামর্থ চাই রি 
22: ১17 5) ৫16৫ 
02515 ৩ GE 2 Sad 4 = ্ 


৮ pe SET: না হে আমার এবং প্রত্যাবর্তন তারই ও আমি ভরসার 
(শান্ড) আপতিত হয়. যে বিরোধ করতে(উদদ্ধকরে)(যেন) জাতি আমি করছি দিকে করেছি | 


(৮৬) আল্লাহর দেয়া উদ তোমাদের জন্য ভালো, যদি তোমরা মুমিন হও। আর আমি তো কোন অবস্থারই তোমাদের সংরক্ষক দু 
8 নই। (৮৭) তারা জবাব দিলঃ “হে শুআয়ব! তোমার নামায কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা এসব মাবুদদের পরিত্যাগ করব ছু 
যাদের পজা-উপসনা আমাদের বাপ-দাদারা করত? অথবা এই যে, আমাদের মাল-সম্পদ ইচ্ছামত ব্যয় করার ইখতিয়ার আমাদের ছু 
| থাকবে না? শুধু তুমিই একজন বড় আত্মার ও সদাচারী ব্যক্তিই থেকে গেলে!” (৮৮) শুআয়ব বললঃ ভব সহ্য ক 
চিন্তা করে দেখ, আমি যদি আমার রবের নিকট হতে এক সুস্পষ্ট সাক্ষ্যের উপর প্রতিষ্ঠিত থেকে থাকি, আর তা ছাড়াও তিনি যদি দু 
নিজের নিকট হতে আমাকে উত্তম রেয্‌ক দান করে থাকেন ২১।'’ (তাহলে তোমাদের গোমরাহী ও হারাম খাওয়ার কাজে আমি 
ছু তোমাদের সঙ্গে শরীক হই কি করে?) এবং আমি কিছুতেই চাই না থে, যোগ কথা হতে জবি তোমাদেরকে বিরত বাতের 
মী তা আমি নিজেই অবলম্বন করব। আমি তো সংশোধন করতে চাই, যতখানি আমার সাধ্যে কুলায়। আর এই be se” 
চাই, তার সব কিছুই আল্লাহর তওফীকের উপর নির্ভরশীল, তারই উপর আমরা ভরসা করি এবং শামি সব ব্যাপারে তারই দিকে 
প্রত্যাবর্তন করি।( ৮৯) আর হে আমার জাতীয় ভাইসব! আমার বিরুদ্ধে তোমাদের হঠকারিতা যেন এমন অবস্থার সৃষ্টি না করে যে, সী 
| যে পর্যন্ত তোমাদের উপরও সেই আযাবই এসে পৌছবে। i 
(২৯)। অর্থাৎ আল্লাহ তা’ আলা যখন আমাকে সত্য চিনার উপযোগী দৃষ্টি-শক্তি দান করেছেন, এবং হালাল রুযীও দান করেছেন,তখন 
আমার পক্ষে এ কেমন করে বৈধ হতে পারে যে, আমকে উর নুহ অন্ধ রা তেও হারাম খাওযাকে হক ও হালা চু 


| 
VEEL 7০৯৬ হাস লি পে শর সার চর কাল চল চর রর সর ফা সস 


সূরা হুদ-১১ ২৮ পারা-১২ 
বা ভা 


1 nth 
i BI 250 5৮2৮৮ 2৯ 3 ১5 2 2 752% ৩০৩০ রি 
্ ্‌ র 


i Sh (উপর) (উপর) হয়েছিল " 
ডিও ০০২ ৫ ৫ ৫ চি 5 9 
2) ১) ul 4200 13 © 1852 yi | ১0৬ পতিত. 2 
সু মেহেরবান আমার নিশ্চয়ই তার দিকে ৫৪7 ই এবং বহুদূরে তোমাদের ছু 


6] ফিরে এস রবের কাছে ক্ষমা চাও থেকে 


| এটি পো £2 Gee NZ 2244! 2৯৫ 
রড 4১ 0) এ 0256 91956 485 24580125069 5288 


2 আমরা না নহে তারা প্রেমময় ছু 


তর ঘঝে তোমাকেদেখছি আমরা তুমি যা (কথাই) বুঝি শুআয়ব বলেছিল g 
ANZ হি Ade | পতল HF ৩ ALL 12 ঠ৩৩া 2 
ROG ০১৮১ Gale Sf 0৩5১৬১০৯০৬৬ / শর 2 25 
রা শক্তিশালী আমাদের তুমি না এবং তোমাকে আমরা ea না যদি এবং দূর্বল হিসেবে ছু 
উপর 75 স্বজনবর্গ টা রশ 
রড তে 255 ৮ ৮৫4৫৮ 2 তি ১৫1 
1.৩ 22 ৫55৩৩155908 HEL Hf 885 ad 
E অচ্ছিল্িকরে র তোমাদের তাকে তোমরা অথচ আল্লাহর চেয়েও তোমাদের তত, ডে ্ 
” পশ্চাতে গ্রহণ করেছ উপর প্রবল বর্গ কি অপ 
| | 5142 65 ss ork A 
1D ৬৫9০ 4122 2 ৫9 422৯৮০ 25৩৫ ৩5 618 
ছু নিই. তোমাদের ; উপর তোমরা রে এবং পরিবেইন তোমরা সে সম্বন্ধে সি 
ভ্রু আমিও পথের : কাজ কর ৪7 করে আছেন করছ যা 
GS ০11৫5 গর্ত রণ 5০24 5 তা ০৪৫১2 ৪৫ 
৪৮০১১৫2222১ ২১ ৬৫৩৫ ১৫ NNT 
সর মিথ্যাবাদী সে কে এবং তাকে লাঞ্চিত আহ যার উপর (যে) তোমরা EA কাজ করছ 
ন করে ছাড়বে আসবে কে সেই জানবে (আমার পথে) 
(৬4৪ ৮ Zs) 
pb ৩৬৩ 0) HES 5৪ 
টিপি নিই রর এবং 
( সাথে আমি প্রতীক্ষা কর - 
ঁ যা নূহ, হুদ বা সালেহর জাতির উপর এসেছিল। আর লুত এর জাতি তো তোমাদের হতে খুব বেশী দূরেও নয়। (৯০) দেখ 
-880577575155178185555154585755887815517575 
পোষণকারী।(৯১) তারা জবাব দিল“হে শুআয়ব, তোমার অনেক কথাই আমরা বুঝে উঠতে পারিনা। আর আমরা দেখছি যে, তুমি 


আমাদের মাঝে একজন দূর্বল অক্ষম ব্যক্তি” তোমাদের ভ্রাতৃত় সম্পর্ক যদি না থাকত, তা হলে তোমাকে আমরা কবে কোন্‌ দিন 
B পাথর নিক্ষেপ করে দিতাম। তোমার শক্তি-ক্ষমতা এতখানি নয় যে, আমাদের উপর খুব প্রবল হতে পার।(৯২) শুআয়ব বললঃ“ভাইসব 
রি মার ্রাতৃত সম্পর্ক কি তোমাদের উপর আল্লাহ হতেও অধিক প্রবল যে, তোমরা (আমার ভ্রাতৃত সম্পর্ককে তো ভয় করছ, আরা) 
টি আল্লাহকে সম্পূর্ণরূপে তাচ্ছি্র করে পিছনে ফেলে রাখলে? মনে রেখো, তোমরা যা কিছু করছ তা আল্লাহর পাকড়াও হতে কিছুমাত্র 
মুক্ত নয়। (৯৩) হে আমার জাতির লোকেরা! তোমরা নিজেদের পথে কাজ করতে থাক, আর আমি আমার পথে কাজ করতে থাকি। 
খুব শীঘ্রই তোমরা জানতে পারবে- কার উপর লাঞ্ছনার আযাব আসে, আর কে মিথ্যাবাদী! তোমরাও অপেক্ষা কর, আর আমিও 


চু তোমাদের সাথে সাথে চোখ খুলে রইলাম।” 0 
ভি ছুহ Be mn 20 BE ND En ED 2 ON Do On ON Om Mn MN en ON ON ON On On ON ON ON Mn On On O00 


সূরা হুদ-১১ ২৯ পারা-১২ 
€/ জে হা রাড হে হে হা রর ভা রা হা জে রাও রা তে জা রা রে রা রা রাম রে রে চা জে CR জা চো জা উন 


5৩৬ (৩45 এ 2১ 5 CHE CSS UH গর্ভ SH 


(ধরল এবং আমাদের রহমত তার ঈমান যারা ও শুআয়বকে আমরা রক্ষা আমাদের আসল যখন এবং 
ঁ পক্ষ হতে দিয়ে সাথে এনেছিল করলাম নির্দেশ - 
৫0৫ চা টড 2 রর A Ll 2/26 পর্ব পাত + 
Els, ৩৬6 OUT প৯১5১ ৩ Al 2৪০ পিসি ০০ 
বসবাস করেই নাই যেন উপুড় হয়ে পড়া তাদের মধ্যে তারা অতঃপর প্রচন্ড যুলম (তাদেরকে) | 
শা (নিজী্ব নিস্পন্দ) ঘরগুলোর হয়ে গেল শব্দ করেছিল যারা [7 
211 2 ০ 32 72 [4 নি এ তার র্তি পা পরত এর্টে পুচ ৪ পপির চিঠির 
8555 52 (43 তি 5 9225 ৩৩ LT LL ৩৩ IHG 
সু আমাদের মূসাকে আমরা নিশ্চয়ই এবং সামূদকে দূর করা যেনম মাদয়ান দূরে জেনে তার সু 
নিস পাঠিয়েছিলাম হয়েছিল বাসীরা নিক্ষিপ্ত (হল) রাখ মধ্যে 
পপ পা Hse তাত 7৮৪0৫ খে 2 A303 ২ ভী ঈর্দ 1745 
US 25 0১8 7০ SG ডিশ 2০৮ 4) ৩ ৬৫০০ ৬৮০ SE 
দ্র না এবং ফিরআউনের নির্দেশের তারা অতঃপর তার রাজন্য ও ফিরআউনের প্রতি সুস্পষ্ট দলীল ওগু 
" অনুসরণ করল বর্গের(প্রতি) (দিয়ে) - 
22172 ৫১:55 পপি শপ AAT 22d odo B24 
০? 2 ৮৩) ৮১১০১৩ aH ৪৫৮ ৩৬১৪৯০৪০০১৯ Hi 
গর অতি এবং (জাহান্নামের) অতঃপর তাদের কেয়ামতের দিনে তার জাতির সে আগে ন্যয় সঙ্গত ফিরআউনের নির্দেশ 
ঘর নিকৃষ্ট আগুনে উপস্থিত করবে লোকদের থাকবে (ছিল) স্তর 
EE? ১ রর পাত ৫ £724 ৮55 ১৪2৮ 3233/7 22 | | 
nS ৩১১ 554 5 2৩6৩০ 0 bl 0১১১5 ১০2 
ছু পুরক্কার অতি কিয়ামতের (অভিশাপ) এবং অভিশাপ এই মধ্যে তাদেরকে এবং যেখানে তারা উপস্থিত স্তর 
- নিকৃষ্ট দিনে (দুনিয়া) অনুসরণকরল উপস্থিত হবে টি 
25৫4৫ 9৪12 ৫2 ডি 2৫ 242 1 9১৫ ১প৭ 
2424 
সুর (কিছু) নিৰ্মূল আবার (কিছু)বিদ্মান তার তোমার তা আমরা জনপদ খবরাদির কিছু এই (যা তাদেরকে) | 
সু হয়েছে আছে মধ্যেহতে কাছে বর্ণনা করছি সমূহের অংশ (খবর) পুরক্কার দেয়া হকের 
| || 


Ne ot রর টি তে — I 
স্তর (৯৪) শেষ পর্যন্ত যখন আমাদের ফায়সালার সময় এসে পৌছল তখন আমারা আমাদের রহমত দিয়ে শুআয়ব ও তার সঙ্গী মুমিনদের সবর 
সর রক্ষা করলাম। আর যারা যুলম করেছিল তাদেরকে এমন এক শক্ত প্রচন্ড ধূনি এসে পাকড়াও করল যে, তারা নিজেদের বসতির স্থানে 
সর নিজীব-নিস্পন্দ হয়ে পড়ে রইল।(৯৫) মনে হচিছল যে, তারা সেখানে কোন দিন বসবাসই করেনি। যেনে রাখ! মাদ্য়ানবাসীদেরকেও ঘর 
সুর দূরে নিক্ষেপ করা হয়েছে, যেমনিভাবে সামুদকে নিক্ষেপ করা হয়েছিল। || 
স্তর রুকু-৯ (৯৬-৯৭) আর মূসাকে আমরা নিজস্ব নিদর্শন ও নবুয়্যতের সুস্পষ্ট সনদ ও প্রমাণ সহ ফিরাউন ও তার রাজন্যবর্গের | 
| প্রতি পাঠিয়েছি। কিন্তু তারা ফিরাউনের হুকুমই মেনে নিল। অথচ ফিরাউনের হুকুম সত্যপন্থী ছিলনা। (৯৮) কিয়ামতের দিন সে নিজ স্তর 
জাতির লোকদের আগে আগে থাকবে এবং নিজের নেতৃতেই তাদেরকে দোযখের দিকে নিয়ে যাবে। কতই না নিকৃষ্ট স্থান এ, যেখানে ঘুর 
H কেউ পৌছায়! (৯৯) আর এদের উপর দুনিয়ায়ও অভিশাপ পড়েছে, আর কিয়ামতের দিনও পড়বে। এ কতই না খারাব প্রতিদান, সর 
টু যা কেউ লাভ করে! (১০০) এ কয়েকটি জনবসতির কাহিনী যা আমরা তোমাকে শুনাচ্ছি। এদের মধ্যে কোন কোনটি এখন পর্যন্ত | 


B দাড়িয়ে আছে। আর কোন কোনটির ফসল ইতিপূর্বেই কর্তিত হয়েছে। | | 
[| [| 
| || 
|| | 


সূরা হুদ-১৯ ৩০ পারা-১২ 
শা হোত দার রা রা 


9০2৫ 1 ৮86 ১-3৫ রা UC ৮৪1 [2 ১9)? 221! ৮ 
০৬৫ ৮৪5 ৫ 2 LE LU 


সর তাদের তাদের কাজে অতঃপর রি তারা যুলম কিন্তু তাদের উপর আমরা না এস 
সু উপাস্যরা জন্যে আসল না ডেপর) করেছিল যুলম করেছি cH 
পর ৯24 এ ৰ শর্ট 26 এপা ১৬ 
৮৬৪ +7 এ 25 ৩ all 02 ০৯৩৬ ৬০ পর 
আসল যখন 


কোন আল্লাহকে ছাড়া তারা যাকে ছু 


টা 
৬ 

ন 

টি Ns 
ই 


দের রি 1৬৯ ৫৫ এর - 

টি 2? 440 Aled 2৩ রাত Ed 2:22 5৫ ৬০টি ৯৯ )৫৫ 

ঠ (5১2) তো 151, ৬৬০ wf DNS 0৩] শঠ” 2৬ (৮১১১1 GE 

এবং জনবসতিকে ধরেন যখন তোমার পাকড়াও এভাবেই এবং ধংস এ তাদের তারা না 

রবের (আসে) ব্যতীত কিক 

LON 7 82 4 52222 

রঃ ১৬০ ৮) SUS fo ADLER 

তার জন্যে অবশ্যই এর মধ্যে নিশ্য়ই কঠোর  মূর্মন্তদ : তার নিশ্চয়ই (ছিল) " 
নিদর্শন রেয়েছে) পাকড়াও যালেম 


এ (৮১ 


CA 
ৰ 
রং 
LN 
8 * 
৬ 
৭ 
০৯ 
৩. 
ও 
্ 


মত] 
এ Ls 
u 
FE ৬ 
$৩৩ 
. ৬৬. 
EE: 
৮ 
২৪ 
7৯৪৯ 


5১৪৩৫ 256 রণ ঞান 
ং নিত 20162258725 ও ৩)১১৪৯১। 1৫৪ 
বং (সকল) তার ld দিন ওটা আখেরাতের শাস্তির 
দেখবে মানুষকে (মধ্যে 
5 


= ৬:৮৭ 
UGH SL E55 453 
এছাড়া কোন কথা বলতে না (যখন) সেদিন গণনা করা একটি এছাড়া তা আমরা না 


ব্যক্তি পারবে আসবে (নির্দিষ্ট), সময়ের জন্যে দেরী করব 
নে 


রর 4৫ রত ক. পরত ও 2১ 
. ৬) (51225 ডি ৬0৮ (5৭ 8০১ 
মি তাদের (জাহান্নামের) তখন চট যারা অতঃপর সৌভাগ্যবান আর হতভাগ্য অতঃপর তাদের তর 
- জন্যে আগুনের মধ্যেহবে) হবে রি le (হবে) মধ্যে কেউ 


2° j ১৬৫ 553 % 92, 4 

॥ 8551 5 » S| ৬5 ০৩৪১ ০ ১৯০৪৪ 5 9 টা 
পৃথিবী এবং আসমান বিদ্যমান যতক্ষণ তার তারা সার চিৎকার ও আর্তনাদ তার মধ্যম 
ঃ সমূহ থাকবে মধ্যে হবে (থাকবে) প্ৰ 
(১০১) আমরা তাদের উপর কোন যুলম করি নি। তারা নিজেরাই নিজেদের উপর নির্যাতন চালিচয়ছে। আর যখন আল্লাহর নির্দেশ 
এসে পৌছল, তখন তাদের সেসব মাবুদ- আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ডাকছিল- তাদের কোন কাজেই আসাল না। আর তাদের 
ধংস করা ও বিপর্যয়ে নিক্ষেপ করা ছাড়া তাদের কোন উপকারই করতে পারল না। (১০২) আর তোমার রব যখন কোন যালেম জনন 
বসতিকে পাকড়াও করেন, তখন তার পাকড়াও এমনই হয়ে থাকে। আসলে তার পাকড়াও বড়ই কঠিন কঠোর ও নির্মম পীড়াদায়কইন্ 
হয়ে থাকে। (১০৩) প্রকৃত কথা এই যে, এতে একটি নিদর্শন রয়েছে এমন প্রত্যেকটি মানুষেরই জন্য, যে পরকালের আযাবকে ভয় 
সর করে। তা এমন একটি দিন হবে, যে দিন সব মানুষই একত্রিত করা হবে। তার পর সে দিন যা কিছুই হবে, তা সকলেরই চোখের 
সামনেই অনুষ্ঠিত হবে। (১০৪) আমরা সেই দিনকে আনতে খুব বেশী বিলম্ব করছি না; মাত্র কয়েকটি গণনা করা দিনের সময়ই তার 
জন্য নিদিষ্ট। (১০৫) তা যখন আসবে তখন কারো পক্ষে কথা বলা সম্ভব হবে না! তবে আল্লহর নিকট হতে অনুমতি নিয়ে কিছু বললে 
অন্য কথা। অনন্তর এই দিন কিছু লোক হবে হতভাগ্য, আর কিছু সৌভাগ্যবান।(১০১) বারা হতভাগ্য হবে তারা দোষখে যাবে 
৮০756 থাকবে ও আর্তচীৎকার করতে থাকবে। (১০৭) আর এই অবস্থায়ই তারান 


bY EE Ea a a a Ee ial EE Ra SE on EEF পেশ 


সূরা হুদ-১১ ৩১ পারা-১২ 
এ রি ররর জলির তি 


৪০2৩০ 59৩8৮ DOS YI 6] ১৪৫ Hut 


- যারা আর তিনি চল র্যা খুব তোমার নিশ্চই তোমার রব ইচ্ছে যা তবে ছু 
্ সম্পাদনকারী ব্য 00585: ছু 
পা ০৬ সি চি 
805 দ্যা 5১১১] 21502 GR টে সু 28291 &$ ১ 15৩০৪ 
্ পাথবা- ও আসমান সমূহ বিদ্যমান যতক্ষণ তারমধ্যে বেহেশতের তখন সৌভাগ্যবান সু 
" fl থাকবে ভিত লসর মধ্যে হবে " 
w or EL rd e237 
1s 9275 0 ৩৫ BON 4 2 ৬ গড GI 
প্র তাহতে সংশয়ের মধ্যে তুম অতএব বিছিন্ন হওয়ার নয় (তারা বে) তোমার ইচ্ছে যা রা 
্ যার পুরষ্কার রব করেন রশ 
রণ পা 225 গা ৪০৩ টান 22/- was saw 
- 5) ন + Ur ডি AE ডি by (০১৩৩ (৩০৮৮৯%১ ৬৮০৪৪ 
টি নয়ই এবং ইতিপূর্বে তাদের পূর্ব ও যেমন এছাড়: তারা ইবাদত না এসব ইবাদত সর 
চর আমর পুরুষেরা 7 করে 077 করে ক 
৮ 1 রি 282 Ad A 22, 3 PITA 
15 (94৯০ উর ৩ 290 করেও ঠা 
৬ আমরা নিশ্চয়ই এবং 2 তাদের অংশ জা 
এ দিয়েছিলাম পর্ণদেব | 
294d HER পাস 2 2৮৮2৫ PAR রণ হে A 22 পু 
Bb (৪১ (59 লো ৯) ১৮ ৫ ৮১১০৩ 


১ 26 ABA 42 তি ৬ 2 > 26 ” ছু 
৮৪৯১৮ উহ চট] $) 20 ৬৯৮ 4 EES Ee Lol 
| অবশ্যই তাদের যখন প্রত্যেক নিশ্চয়ই এবং র্ব্বিদবন্দকর তা হতে রন্দেহের চি বি এবং স্ 
পর্ণ দেবেন ০2৫৮৫ ব্যক্তিকে) 5 মা বি 
১ পট 3 2/ রর ? ৮ ৩১ শে 
০027 ৫ 4০) ৮৮৪৩০ ৬৬১০ 
চি তারা কাজ করছে এবিষয়ে ানশ্চয় তাদের কাজ গুলোর(প্রাতিফল) তোমার রব 


১২১৯১ ভিপি 

অবশ্য তোমার রব অন্য রকম কিছু চাইলে স্বতন্ত্র কথা। কোনই সন্দেহ নেই যে, তোমার রবের ইখতিয়ার রয়েছে, তিনি যা ইচ্ছা সত 
তাই করার অধিকার রাখেন। (১০৮) আর যারা সৌভাগ্যবান হবে তারা জান্নাতে যাবে এবং সেখানেই চিরদিন থাকবে, যত দিন রশ 
পর্যন্ত যমীন ও আসমান বর্তমান থাকবে “০! তোমার রব অন্য রকম কিছু করতে চাইলে অন্য কথা। তারা এমন প্রতিদান লাভ চু 
করবে যার ধারাবাহিকতা কখনই ছিন্ন হবে না। (১০৯) অতএব হে নবী, এই মাবুদদের - এরা যাদের ইবাদত করে- ব্যাপারে ্ 
কোনরূপ সন্দেহে পড়ে থাকবে না। এরা তো (অন্ধ অনুসারী হয়ে) তেমনি সব পুঁজা-উপসানা করে যাচ্ছে যেমন করে তাদের পূর্বে |] 
তাদের বাপ-দাদারা করত। আর আমরা তাদের প্রাপ্য অংশ তাদেরকে পূর্ণমাত্রায় দিব তাতে কোনরূপ কাটছাট করা ছাড়াই। 
রুকু-১০ (১১০) আমরা ইতিপূর্বে মূসাকেও কিতাব দিয়েছি। সে সম্পর্কেও নানা মতবিরোধ করা হয়েছিল (যেমন আজ 


ll তোমাদের জন্য দেয়া কিতাব সম্পর্কেও মত বিরোধ করা হচ্ছে)। তোমার রবের তরফ হতে একটি কথা যদি পূর্বেই ফয়সালা করে - 


- দেয়া না হত তাহলে এই মতবিরোধকারীদের মধ্যে কবেই ফয়সালা করে দেয়া হত। একথা সত্য.যে, এই লোকেরা এ ব্যাপারে নু 
0 সন্দেহ ও সংশয়ের মধ্যে পড়ে রয়েছে। (১১১) আর এতেও সন্দেহ নেই যে, তোমার রব তাদেরকে তাদের আমলের পুরাপুরি নু 
3 যা 


সত 254 টি], Sno ne 22 os 2 m9 EA EE A EL en oo ED ME tn tn MN 2 on on on en 0 ED 


D 


হেত 


সূরা হুদ-১১ ৩২ পারা-১২ 

22 / রত রা রত এ 

26) ১24৫ 5862 এড ০2 5 ১2 ৫ 
জন নিশ্চয়ই তোমরা সীমা না এবং টা হি এলে রঃ নি দে অতএব 
ঘর যা তিনি লং সুদৃঢ় থাক 


- 

Hl 

টি পতি 114 রর তু এ Ld - 
- AAC 0 (8৬ ও ভি ES Zz 3 রি 55৮40 * ছু 
ছি র্‌ 


আন না এবং ৬ তোমরা কাজ 
স্পর্শ করবে ক করছ 
৩৬৮৩০ (2 


্ 
HAF ৮25 *) ~~ রী (৩ ঠা 95362 রে 2 OL 


- দয না রা অভিভাবক কোন ছাড়া নে লগ (জহর 
RB 


শর ১১৩ ৩১০০ 81৮5 09 ৫ টি ৬৫ 6১৩) 3 317 
রা সৎকাজগুলো নিশ্চয়ই রাতের (নিকট) এবং দিনের দুহু প্রান্তে নামাজ টু 
অংশে কর 


>, A Yb রে | Ver 

৪ম "201 5 Fl €6 (2১০৬) ৮9 ৬১ ১৩৬৪) 

৭ ৭ না আল্লাহ ও স্বর এবং উপদেশ উপদেশ এটা 
গ্রহণকারীদের জন্যে 

Aad 


| 
To 85 93৮05 IES ৫১৯2) 3৯ 
| 


জাতিসমূহের মধ্যতে বান) ন bi সতকর্মশীলদের কর্মফল 


২ 


2 EE 2 পর ৩৫2৫ ৫৬৫১4 
৪৩৩1 (Ue রঘু রা] ৪913 8066 5 28৫ 2 29 
মরা রক্ষা তাদের স্বল্প সংখ্যক তবে পৃথিবীর মধ্যে = বিপৰ্যয় হতে nh সৎকর্মশীল ব্যক্তিরা 

করেছিলাম মধ্যকার লোক ব্যতিক্রম নিষেধ করত 223 
Be) [ 


পর 
ছু তাদেরমধ্যহতে স্ত্ 
সর (১১২) অতএব হে মুহাম্মদ! তুমি এবং তোমার সেই সব সাথী যারা (কুফর ও বিদ্রোহমূলক আচরণ হতে ঈমান ও আনুগত্যের সর 
| দিকে ) ফিরে এসেছ ,ঠিক ঠিক ভাবে সত্য পথের উপর সুদৃঢ় হয়ে থাক - যেমন তোমাকে নির্দেশ দেয়া হয়েছে। আর দাসতের সীমা সর 
||| লংঘন করোনা। তোমরা যা কিছু করছ, তোমার রব তার প্রতি পূর্ণ দৃষ্টি রাখেন। (১১৩) এই যালেমদের প্রতি একটুও ঝুকো না। বর 
সর নতুবা জাহান্নামের আওতার মধ্যে পড়ে যাবে এবং তোমরা এমন কোন বন্ধু বা অভিভাবক পাবে না যে তোমাদেরকে আল্লাহ হতে সু 
সর বাচাতে পারে। আর অন্য কোথাও হতে তোমরা সাহায্যও পাবে না। (১১৪) সাবধান, তোমরা নামায কায়েম কর দিনের দুই প্রান্ত সু 
ঘর সময়ে এবং কিছুটা রাত হওয়ার পর ৩১। আসলে ন্যায় কাজ সমূহ সকল অন্যায় কাজকে দূর করে দেয়। বস্তুতঃ এ এক মহা স্মারক সত 
সর সেই লোকদের জন্য যারা আল্লাহকে সুরণ করতে অভ্যস্ত । (১১৫) আর ধৈর্য ধারণ কর, আল্লাহ সৎকর্মশীল লোকদের কর্মফল সর 
সু কখনো নষ্ট করেন না। (১১৬) তাহলে তোমাদের পূর্বে যে সব জাতি অতীত হয়েছে তাদের মধ্যে এমন সৎকর্মশীল লোক বর্তমান স্ 
সী খাকল না কেন, যারা লোকদেরকে যমীনে বিপর্যয় সৃষ্টি করা হতে বিরত রাখত? এরূপ লোক হলেও সংখ্যায় তারা খুব কমই ছিল সর 
যাদেরকে আমরা এই জাতিগুলোর মধ্যহতে বাঁচিয়ে নিয়েছি। 
 (৩১)। দিনের কিনারা বলতে সকাল ও সন্ধ্যা বুঝায়, এবং কিছু রাত অতিক্রান্ত হলে - এর অর্থ এশার সময় (নামাযের সময় সমূহের স্তর 
ছু বিস্তৃত বিবরণ দ্রষ্টব্যঃ সূরা বনীইসরাঈল আয়াত ৭৮, সূরা তাহা আয়াত ১৩০, এবং সূরা রুম, আয়াত ১৭-১৮)। | | 
সহ ug ms তা জর চা হা Die হত আঃ চর জাজ জা চা রা জেয © CES ঢা So ভা চা El হয়া চা হর ডিজে চারা am চর ভা চটি 


UZ SO RoE Dy EH AEC Lf 


- 4 1) রী “Es | 
৮ ৩18৬ 085৫ AS 
1 না এবং অপরাধী টি এবং তার চি: যুলম (তাদের) অনুসরণ এবং - 


শেত আমল পল 


৩৫5 টি ১৮ পরও ৬ +H 

ALS ৬0৩) £ 5 » তে (০০ দা ৫ (৪০৮০ দু 
তর (এভাবে) টির সিডি এ কারণে এবং তোমার রব অনুগ্রহ যাকে তবে মতবিরোধ কারী ঘন 
সস হল (স্বাধীনতা দিয়ে) (সেটা ভিন্ন কথা) করতেন - 


15৩25 ১৬ 4 He 09 নি EEL ও ১68৪ 


a 
ছু এবং একত্রেই মানুষ এবং জিন দিয়ে জাহান্নামকে অবশ্যই তোমার একটি বাণী 


Bg ডি দেয়া হয়েছিল যা করেছিল যারা করত 

রণ পার্ট ০ 2 22 € 
13 092০৮০2৮315 2৬ 58) ৪1৮৪2 SES Sn 
দর এবং সংশোধনকারী তার অধিবাসীরা অথচ যুলম দিয়ে জনবসতি ধংস তোমার রব i 
ন (ছিল) গুলোকে করবেন (এমন যে) 

শা ঠাপ ৫ £ 4৫5 [4 AAA 
রর STs 1. 5 6৩৪1 | (৬ ৫০ 5 2 Ht 
নু তারা সর্বদ হতো al একই জাতি অবশ্যই তোমার ইচ্ছা যদি 
রর 
| | 
"hea 


ঘর ভরে দেব আমি রবের(যে) 
- 2 5৫৩ চিন 2 এপরর্তপ ৫ বর. 
রত তার চার্ট | তা তি ৬১৬ রি 
র রশি CNG 
FE 5৩20 4 ES এ 252 HS os Ses ৫৪ 5 
সরু এবং তোমার তা মা খবরাদি হতে তোমার আমরা বর্ণনা সব বব 
্ দিলকে দিয়ে কাছে করছি (কিছুই) 
| 22 24555 A e | 3% | | 
৪ ৪৮: 72 $ ৪৫ es) 5০0 90৮ £ 
| | ও বং প্রকৃত মধ্যে তোমার কাছে হু 
| সত্য এসেছে গ্্ি 
্ ছু 
| রি 
| } | 


ধর অন্যথায় যালেম লোকেরা তো সেই স্বাদ আস্বাদনের কাজে লিপ্ত রয়েছে যে সবের সামগ্রী তাদেরকে বিপুল পরিমাণে দেয়া ছু 
ঘর হয়েছিল। আর তারা মহ! অপরাধী হয়ে থাকল। (১১৭) তোমার রব এরূপ নন যে, তিনি জন-বসতিগুলোকে অন্যায় ভাবে ধংস সন 
ধর করে দিবেন- এরূপ অবস্থায় যে, সে সবের আধিবাসীরা সংশোধণশীল ও সদাচারী। (১১৮) এ নিঃসন্দেহ যে, তোমার রব যদি সত 
চাইতেন তা হলে সমস্ত মানুষকে একই সমাজভুক্ত করে দিতে পারতেন। কিন্তু এখন তো তারা বিভিন্ন পথেই চলতে থাকবে। (১১৯) 
চর আর সে সব ভুল পথ ও পন্থা হতে রক্ষা পাবে কেবল সেই সব লোক, যাদের প্রতি তোমার রবের রহমত বর্ষিত হয়েছে। (বাছাই ও 
মু গ্রহণ করার এই স্বাধীনতার) এ উদ্দেশ্যেই তো তিনি তাদেরকে পয়দা করেছিলেন এবং তোমার রবের সেই কথাই পূর্ণ হল যা তিনি স্র 
সরু বলেছিলেন যে, “ আমি জাহাম্নামকে দ্বিন ও মানুষ দিয়ে ভরে দেব”। (১২০) আর হে মুহাম্মদ, নবী রসূলদের এই কাহিনী যা 
পরী আমরা তোমাকে শুনিয়েছি- এ এমন সব বিষয় যা দিয়ে আমরা তোমার দিলকে মজবুত করেছি। এতে তুমি মহাসত্যের জ্ঞান লাভ 
শা আর ঈমানদার লোকেরা নসীহত ও জাগরণ লাভ করল। - 


শার্ট 


ছয় জা হয়া রা 20? ১২ 65 চর হাঃ রো হয রি ভে EES ভার ভা 
৮১ 
N 


সূরা হুদ-১১ ৩৪ পারা-১২ 
প্র ৮০১৮1 1) Said wd ১1৮ 5074 2 29 4 প2 1 2 / 
13003 Che PEEL 6 HB OSE I CLM ও 2 
এবং কাজ করে নিশ্চয়ই তোমাদের উপর তোমরা ঈমান না [হ্যে বল এবং ষ্র 
যাচ্ছি আমরাও পদ্থার কাজ কর আনে | 


৬ 4 SI £22 i 
lL 2 5 2; ৪ Ss ১ রি 2 2005 0) 12552) 
তারই এবং পৃথিবীর ও আসমান অদৃশ্যের আল্লাহর এবং রতষ্মাকারী নিশ্চয়ই. তোমরা জু 
দিকে সমূহের (আছে জ্ঞান) আমরাও অপেক্ষা কর ছু 


N 


৯1৫ / 2৫ 242 22৮৫ 
০১৬ ৬৬ ৬ 38 5 £ LEU 59 pe 
না এব 


PALL < 
বে-খবর তোমার ২ তীরই ভরসাকর এবং অতএব ব্যপার - 
রব উপর তারই ইবাদত কর হয় ঘর 
্ 


ভি 16 £ 
তোমরা রাজ তাহতে 
করছ 


be 


এ 


(১২১) আর যারা ঈমান আনে না, তাদেরকে তুমি বল যে, তোমরা নিজেদের দায়িত্বে কাজ করতে থাক , আমরা নিজেদের পথে | 
কাজ করে যাচ্ছি। (১২২) পরিণামের জন্য তোমরাও অপেক্ষা কর, আর আমরাও প্রতীক্ষায় রইলাম।(১২৩) আসমান ও যমীনে যা সর 
কিছু লুকিয়ে রয়েছে তা সবই আল্লাহরই কর্তৃতাধীন। আর সব ব্যাপারই তারই দিকে প্রত্যাবর্তিত হয়। অতএব হে নবী! তুমি তারই স্ 
বন্দেগী কর, এবং তারই উপর ভরসা রাখ। তোমরা যা কিছু কর, তোমার রব সে বিষয়ে বে-খবর নন। 


fl SE টন টে ই চি! ভার হা হি হর চু! জর চা! চর জয়া ME চর রর জর ভা হিয়া ভে হিয়া 
সই an হত on জা জা জঃ ডাঃ জার রা EE রা! হয রে হার EN ঢা UE EE MOE 


সূরা ইউসুফ-১২ ৩৫ পারা-১২ 
এ ভা হে হো জর হা ভার Co হর চে হয হা হর রো ছার রা রাজা রা রা রা ভার রা আত হের রর রা রর রা রর তে জর ইউ 


নাযিল হওয়ার সময়-কাল ও নাযিল হওয়ার কারণ 
E এই সুরায় আলোচিত বিষয়বস্তু হতেই স্পষ্ট হয়ে উঠে যে, এও মক্কায় অবস্থানের শেষদিকে এমন এক সময় নাযিল হয়েছে, যখন স্ত্ 
সর কুরাইশ বংশের লোকেরা নবী করীম (সঃ)কে হত্যা করবে, না দেশ থেকে বিতাড়িত করবে অথবা বন্দী করবে এ সম্পর্কে চিন্তা- সর 
সরু ভাবনা করছিল। এ সময়ই মক্কার কোন কোন কাফের সেম্তবতঃ ইয়াহুদীদের ইশারায়) নবী করীমকে পরীক্ষা নেবার:জন্যে তাকে সু 
সরু জিজ্ঞাসা করলঃ বনী-ইসরাইলের মিশরে যাওয়ার কারণ কি ছিল? আরব দেশের সাধারণ লোক এ সম্পর্কে ওয়াকিফহাল ছিল না, স্তর 
প্র এর নাম চিহও-পাওয়া যায় না সেখানকার ইতিহাস-এঁতিহ্য বা কিংবদত্তীতে। স্বয়ং নবী করীমের মুখেও ইতিপূর্বে এর কোনই স্ছ্ 
H উল্লেখ শুনতে পাওয়া যায়নি। এ কারণে কুরাইশদের ধারণা ছিল, এ বিষয়ে নবী করীম (সঃ) বিস্তারিত কিছু বলতে পারবেন না, ছু 
প্র কিংবা এখন টাল-বাহনা করে পরে কোন ইয়াহুদীর নিকট জিজ্ঞাসা করে জেনে নিতে চেষ্টা করবেন। আর এভাবে নবীর সব স্্ 
সরু গোমর ফাস হয়ে যাবে । কিন্তু পরীক্ষায় তারা উলটো অপদস্তই হয়ে গেল। আল্লাহতাআলা অনতিবিলম্বে ইউসুফ (আঃ)-এর সমস্ত সত 
সর ঘটনা ও কাহিনী তীর মুখে জারী করে দিলেন। শুধু তাই নয়, এ ঘটনাকে কুরাইশদের অবস্থার সঙ্গে মিলিয়ে দিলেন । এবং স্তর 
E ইউসুফের ভায়েরা তার সঙ্গে যেরূপ ব্যবহার করেছিল সেই দুর অতীতে, সেরূপ ব্যবহারই যে কুরাইশরা করছে হযরত মুহাম্মদ 
স্তর (সঃ)-এর সাথে-তাও বলে দিলেন। HE 
i নাযিল হওয়ার উদ্দেশ্য ও লক্ষ্য || 
প্র দুটি বড় উদ্দেশ্যে এ কাহিনী নাযিল হয়েছিল ঃ প্রথম এই যে, এর দ্বারা নবী করীমের নবুয়্যতের প্রমাণ করা হল। বিরুদ্ধবাদীদের EB 
চট নিজেদের মুখে চাওয়া প্রমাণ তাদের নিজেদের প্রস্তাবিত পরীক্ষায়ই প্রমাণ করে দেয়া হল যে, নবী করীম (সঃ) পরের নিকট শোনা স্র 
সর কথা কখনো বলেন না বরং প্রকৃতই তার নিকট অহী আসে ও অহীর মাধ্যমে পাওয়া জ্ঞানের ভিত্তিতেই তিনি কথা বলেন। ৩ ও ৭ 
নং আয়াতেও এ উদ্দেশ্যের কথা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে, আর ১০২ ও ১০৩নং আয়াতেও। দ্বিতীয়, কুরাইশ-সরদার ও 
হযরত মুহাম্মদের পারস্পরিক তখনকার ব্যাপারটি ইউসুফ ও তীর ভাইদের পারস্পরিক ব্যাপার ও ঘটনার সঙ্গে মিলিয়ে কুরাইশদের 
সর বলা হল যে, আজ তোমরা তোমাদেরই এক ভায়ের সঙ্গে তাই করছ, যা ইউসুফের সঙ্গে করেছিল তার ভায়েরা। কিন্ত তারা যেভাবে রী 
সর ইউসুফের সঙ্গে লড়াই করতে আল্লাহর ইচ্ছানুসারে ব্যর্থ হয়েছিল ও শেষ পর্যন্ত নিজেদের সেই ভায়ের পদতলে লুষ্ঠিত হতে বাধ্য দ্র 
পর হয়েছিল- যাকে তারা কোন এককালে অত্যন্ত নির্দয় ভাবে কুপে নিক্ষেপ করেছিল- অনুরূপ ভাবে আল্লাহর ব্যবস্থাপনার ভিত্তিতে 
প্র তোমাদের শক্তি-সামর্ঘ্য ব্যর্থ হয়ে যাবে এবং একদা তোমাদের সেই ভায়ের দয়া-অনুগ্রহ ভিক্ষা চাইতে হবে, যাকে তোমরা আজ স্তর 
8 নির্মূল করার জন্য দৃঢ় সংকল্প হয়েছ। এ উদ্দেশ্যটিও সুরার শুরুতেই স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে। বলা হয়েছেঃ ইউসুফ ও তার i 
তর ভাইদের ঘটনায় এই প্রশ্নকারীদের জন্য বড়ই নিদর্শন ও জ্ঞানের সূত্র নিহিত রয়েছে। E 
প্র আসলে হযরত ইউসুফের খটনাটিকে নবী করীম (সঃ) ও কুরাইশের লোকদের পারস্পরিক ব্যাপারের সাথে মিলিয়ে দিয়ে কুরআন . 
ঘর মজীদ এক সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী করেছিল। পরবর্তী ১০বছরের ঘটনাবলী এই ভবিষ্যদ্বাণীকে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণ করে ই 
সী দিয়েছে। এ সুরার.নাযিল হবার পর দেড় দু-বছর সময়ই অতিবাহিত হয়েছিল, ইতিমধ্যেই ইউসুফের ভাইদের মত কুরাইশের 
লোকেরা হযরত মুহাম্মদ (সঃ) কে হত্যা করার ষড়যন্ত্র করে ৷ এর ফলে নবী করীম (সঃ) কে বাধ্য হয়ে মক্কা ত্যাগ করে যেতে i 
প্র হয়। অতঃপর বিদেশে চলে যাওয়ার ফলে নবী করীম (সঃ)ও সেরূপ উন্নতি ও ক্ষমতা-প্রতিপত্তি লাভ করেছিলেন। এ-ও ছিল 
El কুরাইশদের ধারণা ও আশা-আকাংখার সম্পূর্ণ বিপরীত । আরো পরে মক্কা বিজয়-কালে ঠিক সেরূপ ঘটনাই অনুষ্টিত হয় যা স্্ 
| মিশরে হযরত ইউসুফের সামনে তাঁর ভাইদের শেষ বারের উপস্থিতির সময়ে সংঘটিত হয়েছিল। সেখানে ইউসুফের ভায়েরা 
| অতিশয় বিসুয়, নম্রতা ও কাতর অবস্থায় তাঁর সম্মুখে হাত প্রসারিত করে দাঁড়িয়েছিল। এবং বলেছিলঃ IE 
| আমাদের প্রতি দান-সাদকা করুন। আল্লাহ দান-সাদকা কারীদের নেক ফল দান করেন। তখন ইউসুফ প্রতিশোধ গ্রহণের সামর্থ্য ঘুর 
ও ক্ষমতা থাকা সত্বেও তাদেরকে ক্ষমা করে দিলেন ও বললেনঃ i 
আজ তোমাদের পাকড়াও করা হবে না । আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করেন । তিনি তো সব দয়া প্রদর্শনকারীদের অপেক্ষা স্তর 
H অনেক বেশী অনুগ্রহ দানকারী। | 
সর ঠিক এইরূপ ঘটনাই ঘটে হযরত মুহাম্মদের (সঃ) বেলায়ও । পরাজিত কুরাইশরা যখন মাথা নত করে নবী করীমের (সঃ) সামনে সত 
~ Ll LI dds cis SL sl Ha a Elo l= 


LETT রা রা ঢা রে রা রা রা রা হয রা হা রে চা রা Te রা জায় জা CTT 


সূরা ইউসুফ-১২ ৩৬ পারা-১২ 
রা গত হজ জর জর জি হি GEN ভাজ তেজ হয রর হর হত রিয়া জা হা হা ভা রা হেড হয হাটি উর BEE চর ভা টা উর Hi ভা ভি 
| করলেনঃ তোমরা কি মনে করছ! আমি তোমাদের সাথে কিরূপ ব্যবহার করব বলে তোমরা আশা পোষন করেছ? তাঁরা বললঃ 
সর -আপনি নিজে এক উদার আত্মা-সম্পন্ন ভাই এবং এক উদার আত্মা-সম্পন্ন ভাই-এর পুত্র। এ কথা শুনে নবী করীম (সঃ) বললেনঃ 
স্তর আমি তোমাদের সেই জবাবই দেব, যা ইউসুফ তার ভাইদের দিয়েছিলেন; আজ তোমাদের পাকড়াও করা হবেনা, তোমরা যেতে 
সর পার, তোমাদের ক্ষমা করা হল। তোমরা মুক্ত। 
আলোচিত বিষয়াদি 
রি এ দুটো দিকই আলোচ্য সূরাতে মূল উদ্দেশ্য ও লক্ষ্যরূপে বিবৃত হয়ে রয়েছে। কিন্তু এ ঘটনাকেও কুরআন মজীদ নিছক একটা 
প্র ঘটনা-বর্ণনার ছলে বা ইতিহাসের উল্লেখ হিসেবে বর্ণনা করেনি । বরং তাঁর স্থায়ী নিয়ম অনুযায়ী একে আসল দাওয়াত প্রচারেই 
ব্যাবহার করেছে৷ 
B কুরআন এই পুরো কাহিনীটিতে স্পষ্ট করে দেখিয়েছে যে, হযরত ইব্রাহীম, হযরত ইসহাক, হযরত ইয়াকুব ও হযরত ইউসুফের 
| ্বীন তাই ছিল যা হযরত মুহাম্মদের (সঃ) দ্বীন। তিনি আজ সেই দ্বীন কবুলের দিকে লোকদেরকে দাওয়াত দিচ্ছেন- যেদিকে 
রি দাওয়াত দিতেন পূর্বকালের এই মহামানবেরা। 
& অতঃপর একদিকে হযরত ইয়াকুব ও হযরত ইউসুফের ভূমিকা এবং অপর দিকে ইউসুফের ভায়েরা, ব্যবসায়ী কাফেলা, মিশর 
ষ অধিপতি ও তার স্ত্রী, মিশর শহরের বেগমগণ এবং মিশরীয় শাসক ও রাজন্যবর্গের ভূমিকা তুলনামুলক ভাবে পেশ করেছে। আর 
রী নিজন্ব ভঙ্গীতে শ্রোতা ও দর্শকদের সামনে লীরবে জিজ্ঞাসা করেছে, এইদেখঃ এক ধরনের ভূমিকা, সেগুলি যা ইসলাম-আল্লাহর 
| বন্দেগী ও পরকালীন হিসাব-নিকাশের প্রতি দৃঢ় বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে- আর অপর এক ভূমিকা কুফর,জাহেলিয়াত, 
দুনিয়াদারী এবং আল্লাহ পরকাল বিযুখতার সাচে ঢেলে তৈরী হয়ে থাকে। এখন তোমরা এ দুটোর মধ্যে কোনটাকে পছন্দ করবে, 
শর তা তোমাদের বিবেকের নিকট জিজ্ঞাসা কর। 
এ ঘটনা হতে কুরআন মজীদ আর একটা গভীর তত্তও জনগণের মনে বদ্ধমূল করে দিতে চায়। তা এই যে, আল্লাহতাআলা যে 
কাজই করতে ইচ্ছা করেন, তা যে কোন অবস্থায়ই হোকনা কেন অবশ্যই পূর্ণহবে। মানুষ নিজের চেষ্টা-য্র দিয়ে তার পরিকল্পনাকে 
খর বাধাদান করতে কিংবা বদলে দিতে কখনোই সফল হতে পারে না। বরং অনেক সময় দেখা যায় মানুষ নিজের প্রকল্প নিয়ে 
ঘর একটা কাজ করে, আর মনে করে যে, এবার লক্ষ্য ভেদ হবে। কিন্তু পরিণামে প্রমাণিত হয় যে, আল্লাহ তারই হাতে এমন কাজ 
দ্র করিয়েছেন যা তার নিজের প্রকল্পের সম্পুর্ণ বিপরীত। হযরত ইউসুফের ভায়েরা যখন তাকে কুপে নিক্ষেপ করেছিল তখন তাদের 
রি ধারণা ছিলঃ আমরা আমাদের পথের কাটা চিরদিনের জন্যে সরিয়ে দিলাম কিন্তু আসলে তারা হযরত ইউসুফকে তাঁর জীবনের 
সর চরম উন্নতির প্রথম সিড়িতে নিজেদের হাতে পৌছে দিয়েছিল- যেখানে আল্লাহ তাকে পৌছাতে চেয়েছিলেন অপর দিকে 
নিজেদের এই কর্মের মাধ্যমে তারা যা কিছু অর্জন করল তা শুধু এতটুকুই ছিল যে, হযরত ইউসুফের চরম উন্নতির উচ্চ স্তরে 
পৌঁছাবার পর তারা স্ব-সম্মানে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার বদলে লজ্জা ও অনুতাপের সঙ্গে অবনত মস্তকে তাঁর সামনে 
EB উপহ্থিত হতে বাধ্য হয়েছিল । মিশর অধিপতির স্ত্রী হযরত ইউসুফকে কারাগারে পাঠিয়ে নিজের ধারণা মত মনে করেছিল যে সে 
টু প্রতিশোধ নিচ্ছে । কিন্ত আসলে তো সে তার রাজতখতে আরোহণের পথ যুক্ত করে দিয়েছিল । আর নিজের এ কাজের ফল 
টি হিসেবে পরিনামে নিজেকে দেশের সবেচ্চি ক্ষমতাশালী মুরব্বীর সামনে প্রকাশ্য তাবে নিজের বিশ্বাস ঘাতকতার স্বীকৃতি 
টী দেওয়ার লজ্জা ভোগ করতে হল। এ দু-চারটি বিশেষ ঘটনা মাত্র নয়, ইতিহাসে এ ধরনের ঘটনার কোন সীমা সংখ্যা নেই। এ হতে 
এই মহা সত্যের সন্ধান পাওয়া যায় যে, আল্লাহ যাকে উন্নত করতে চান, সমগ্র দুনিয়া মিলে চেষ্টা করলেও তাকে নীচ করে রাখতে 
রি পারেনা । বরং ব্যাপার এ দেখা যায় যে,তাকে নীচ করে রাখার জন্য দুনিয়ায় যে সব ব্যবস্থাপনাকে সে বড়ই শান্তি ও অকাট্য বলে 
মনেকরে সে ব্যবস্থাপনার মধ্যহতে আল্লাহতাআলা তার উন্নতি লাতের উপায় করে দেন । আর যারা তাকে নীচ করতে সচেষ্ট 
| হয়েছিল- লজ্জা ও অপমান ছাড়া তাদের ভাগ্যে আর কিছুই জুটেনি । এ ভাবে তার বিপরীত অবস্থাও হয়ে থকে। অর্থাৎ আল্লাহ 
প্র যাকে নীচ করতে চান, কোন ব্যবস্থাপনাই তাকে রক্ষা করতে পারেনা। বরং আফ্লরক্ষার সব ব্যবস্থাই তার প্রতিকূল ফল দান করে। 
প্র আর এই ব্যবস্থা গ্রহণকারীদের পক্ষে লাঞ্চিত ও অপমানিত হওয়া ছাড়া আর কোনই উপায় থাকেনা। 
পি এ মূল সত্যটিকে যদি কেউ বুঝে নিতে পারে, তাহলে সে প্রথম সবক এ পাবে যে, মানুষের নিজের উদ্দেশ্য-লক্ষ্য এবং স্বীয় 
টু ব্যবস্থাপনা উভয় ক্ষেত্রেই আল্লাহর বিধান কর্তৃক নির্ধারিত সীমা লংঘন না করাই মানুষের কর্তব্য । সাফল্য ও ব্যর্থতা দুটোই 
শর আল্লাহর হাতে । কিন্তু যে লোক স্বীয় সৎ -উদ্দেশ্যের জন্য সরল-সোজা ও বৈধ চেষ্টা চালাবে ও ব্যবস্থাপনা গ্রহণ করবে, সে যদি 
ষ্ঠ ব্যর্থও হয়ে যায় তবুও কোন অবস্থাতেই অপমান ও লাঞ্চনার সম্মুখীন হবে না। আর যে ব্যক্তি অসৎ উদ্দেশ্যের জন্য বাঁকা-চোরা 
ত্র পথে চেষ্টা করবে ও অনুরূপ ব্যবস্থাপনা অবলম্বন করবে , সে পরকালে লাঞ্চিত হবেই, এই দুনিয়ায়ও তার ভাগ্যে লাঞ্চনার 


Wh ew হাঃ wee জে রও চে তে হা হার হা হা রা! ছা জা হা হা! ভার রা হা জা ভর চু! রহ চর চা মু জি ভার জার হার ছে 


টি 


সূরা ইউসুফ-১২ ৩৭ পারা-১২ 
পরা হত হর হও হজ হজ ডিও জে জে হত তুর হযে চে ঢায হত চর ভা CEG আও 223 ভা হাত চা EN চর আর হজ EN চে রা ঢা 


প্রি আশংকা কিছু মাত্র কম নয়।এ হতে দ্বিতীয় শিক্ষা পাওয়া যায় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা ও তার নিকট অকৃষ্ঠ আত্মসমর্পণের। সু 
E যেসব লোক ন্যায় ও সত্যের জন্যে চেষ্টায় আত্মনিয়োগ করেছে, ওদিকে দুনিয়ার মানুষ ও শক্তি তাদের নির্মুল করার জন্যে উঠে- স্তর 
সরু পড়ে লেগেছে, তারা যদি এ মহা সত্যকে সামনে রাখে, তাহলে সান্তনা লাভ করতে পারবে । আর বিরোধী শক্তি গুলোর ভয়ংকর স্টর 
টী পদক্ষেপ ও আয়োজন-ব্যবস্থাপনা দেখে তারা কিছুমাত্র ভীত বা সন্তস্থ হবে না । বরং তারা ফলাফলকে সম্পুর্ণ আল্লাহর উপর ছেড়ে 
ছু দিয়ে নিজেদের নৈতিক দায়িত পালনে অবিচল হয়ে থাকবে । 
স্লী এ কাহিনী হতে সবচেয়ে বড় সবক এ পাওয়া যায় যে, একজন মর্দে-মুমিন যদি প্রকৃত উন্নত স্বভাব-চরিত্র সম্পন্ন হয় এবং বুদ্ধি ও সু 
EB বিবেচনা শক্তিও তার থাকে, তাহলে সে নিজের এ নৈতিক শক্তির বলেই গোটা দেশকে জয় করতে পারবে। হযরত ইউসুফ (আঃ) সত 
টী এর এক উজ্জল দৃষ্টান্ত । বয়স মাত্র ১৭বছর । নিতান্ত একাকী, সহায়-সম্বলহীন, বিদেশ-বিভুই, অপরিচিত জন-বসতি । অসহায় স্তর 
E এতদুর যে, তাকে দাসকরে বিক্রি করে দেয়া হয়েছে। ইতিহাসের এ অধ্যায়ে ক্রীতদাসদের যে অবস্থা ছিল তা কারো অজানা নয়। সর 
সর তা ছাড়াও এক কঠিন নৈতিক অপরাধে অভিযুক্ত করে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয় । এ শান্তির কোন নির্দিষ্ট মীয়াদও ছিল স্ট্ 
EB না। এরূপ এক চরম অধঃপতিত অবস্থায় তাকে ফেলে দেওয়া হয় । অতঃপর তিনি শুধুমাত্র নিজের ঈমানীশক্তি ও নৈতিক চরিত্রের ষ্টর 
স্ উপর ভর করে উন্নত হন এবং শেষ পর্যন্ত সমগ্র দেশকে করায়ত করতে সক্ষম হন। | 
এতিহাসিক ও ভৌগোলিক অবস্থা | 
| হযরত ইউসুফের এ কাহিনী ভালভাবে বুঝার জন্যে তখনকার এঁতিহাসিক ও ভৌগলিক তথ্য জেনে নেয়া আবশ্যক । হযরত স্্ 
Ll ইউসুফ ছিলেন হযরত ইয়াকুবের পুত্র, হযরত ইসহাকের পৌত্র এবং হযরত ইব্রাহীমের প্রপৌত্র ছিলেন । বাইবেলের বর্ণনানুসারে পর 
(কুরআনের ইশারা -ইংগিত হতেও এর সমর্থন পাওয়া যায় ) হযরত ইয়াকৃবের চার জন স্ত্রীর গর্ভজাত বারজন পুত্র ছিল। হযরত স্টর 
B ইউসুফ এবং তাঁর ছোট ভাই বিনইয়ামীন এক মায়ের সন্তান । আর বাকী সব অন্য মায়ের গর্ভজাত। ফিলিস্তিনে হযরত ইয়াকুবের 
i বসতি ছিল হিবরুন উপত্যকায় ৷ হযরত ইসহাক এবং তার পূর্বে হযরত ইব্রাহীম এখানেই বসবাস করতেন । এ ছাড়াও সিকম দ্র 
টু (বর্তমান নাবলুস ) এ হযরত ইয়াকুবের কিছু জমি ছিল। বাইবেলের পণ্ডিতদের গবেষণাকে সত্যবলে ধরে নিলে ধারণা করা যায় সর 
i যে খৃষ্টপূৰ্ব ১৯০৬ সনের কাছাকাছি সময় হযরত ইউসুফের জন্ম হয় । আর খৃষ্টপূর্ব ১৮৯০সনের কাছাকাছি সময়ে এ কাহিনী- a 
রি সংশ্লিষ্ট ঘটনা সংঘটিত হয়। সে ঘটনা হচ্ছে স্বপ্ন দেখা, ও তারপর কৃপে নিক্ষিপ্ত হওয়া । এ সময় হযরত ইউসুফের বয়স ছিল মাত্র 
i সতের বছর | যে কূপে নিক্ষিপ্ত হয়েছিলেন তা বাইবেল ও তালমুদের বর্ণনা মুতাবিক সিক্ধমের উত্তরে দুতান নামক (বর্তমান সন 
| দুসান) স্থানের নিকটে অবস্থিত ছিল। আর তাঁকে উদ্ধার করেছিল যে কাফেলা, তা জিলয়াদ( জদ্ন )হতে এসেছিল ও মিশরের সর 
রী দিকে যাচ্ছিল । জিলয়াদ এর ধৃংসাবশেষ এখনো জর্দানের পূর্বদিকে আল-ইয়াবিস উপত্যকার পাশে অবস্থিত রয়েছে। 
5 এ সময় মিশরে, মিশরীয় ইতিহাসে প্রখ্যাত রাখাল বাদশাহ (71505 Kin85) দের পঞ্চদশ বংশের রাজতৃ চলছিল । এরা ্ 
প্র আরব বংশজাত ছিল এবং সিরিয়া ও ফিলিস্তিন হতে মিশরে পৌছে খৃস্টপুর্ব দু হাজার বছরের কাছাকাছি সময় মিশরীয় রাজতৃ দু 
চর অধিকার করে বসে । আরব এঁতিহাসিক ও কুরআনের তফসীরকাররা এ বাদশাহদের জন্যে আমালীক নাম ব্যাবহার করেছেন ্টর 
্ | মিশর সর্্পকিত আধুনিক গবেষণার সাথে এ পুরোপুরি খাপ খায়। মিশরে এরা বৈদেশিক আক্রমণকারী বলে অভিহিত ৷ দেশের স্ 
তর আভ্যন্তরীণ ক্ষেত্রের গৃহযুদ্ধ ও কোন্দলের দরুণ তারা এখানে এসে রাজত্ প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছিল। এ কারণেই তাদের স্তর 
নু রাজতে হযরত ইউসুফের পক্ষে এতদূর উন্নতি লাভ করার সুযোগ হয়েছিল । বনী ইসরাঈলদেরও এখানে সাদর সম্বর্ধনার সাথে 
গ্রহণ করা হয়। তাদেরকে দেশের সর্বাধিক উর্বর এলাকায় বসতি স্থাপন করতে দেয়া হয় এবং সেখানে তারা খুবই প্রভাব ও 
i প্রতিপত্তি লাভের সুযোগ পায়। কেননা তারা এই বৈদেশিক শাসকদেরই স্ব-গোত্রীয় ছিল খৃষ্টপূর্ব পনের বছরের শেষ সময় পর্যন্ত ষ্ট 
ঘর তারা মিশরকে অধিকার করে রাখে। আর তাদের শাসনামলে দেশের আসল ক্ষমতা কার্যতঃ বনী ইসরাঈলদেরই কুক্ষিগত ছিল। ই্ট্ি 
রী সূরা মায়েদার ২০ আয়াতে এ সম্পর্কেই ইংগিত করে বলা হয়েছেঃ “যখন তিনি তোমাদের মাঝে পয়গমবর বানিয়েছেন এবং | 
প্রি তোমাদেরকে রাজ্যাধিপতি করেছেন।” 
ঘর এর পরই সমগ্র দেশে একটা সর্বাত্মাক জাতীয়তাবাদী আন্দোলন মাথা চাড়া দিয়ে ওঠে। এর ফলেই বিকসুস শাসনের অবসান সত 
তর ঘটে। আড়াই লক্ষ আমালীকাকে দেশ হতে বিতাড়িত করা হয়এবং কিবৃতি গোত্রের এক প্রচন্ড বিদ্বেষান্ধ ও হিংসুক বংশের লোক ্টর 
রী ক্ষমতাসীন হয়। তারা আমালীকা শাসনকালীন কীর্তি-চিহ্ন একটা একটা করে ধৃংস করে। আর ইসরাঈলীদের ওপর অমানুষিক 
তর অত্যাচার ও নির্যাতন চালানো হয়। হযরত মূসার প্রসংগে এর বিবরণ নানাস্থানে উল্লেখ করা হয়েছে৷ i 
| মিশরীয় ইতিহাস হতে একথাও জানা যায় যে, এ রাখাল বাদশাহরা মিশরীয় দেব-দেবী ও দেবতাদের আদৌ মেনে নেয় নি। তারা রী 
- ০7525৮25795 


Wet জা হা sm ee রা হজ জাত জার আর জা ভর [হযে রো পর! জে মর হা জা ভার মাতে চুর হয়া চুর! হর হা! হার চুর চার রাড টি 


রী 


টি জে; হাঃ চর! ভে ভারে জা জা ভে জি EON হজ! ভে আর হর জর চা আত ভর চার চরে হয চা গর হয রহ জাজ! আর হয হয? EGG হা ছা! হি জিত EEA রঃ! জায় হও ভাজা জজ VEE ENE 


সূরা ইউসুফ-১২ ৩৮ পারা-১২ 
গত জাত রা রর We ছে হত চর হর জাত রা! জে রা EE চা ভর রা চুর হাহা হর জের টি চর! আজ হা রাত ছে UE জে রা চর উট 


বিস্তারের জন্য প্রাণ-পণ চেষ্টা করেছিল। এ কারণেই কুরআন মজীদে হযরত ইউসুফের সমসাময়িক বাদশাহকে ফিরাউন না 
উল্লেখ করা হয়নি। কেননা ফিরাউন ছিল মিশরের একটা ধর্মীয় পরিভাষা । আর এ লোকেরা মিশরীয় ধর্মকে স্বীকৃতি দেয়নি। 
বাইবেলে ভুলবশতঃ তাকেও ফিরাউন নামে উল্লেখ করা হয়েছে। সম্ভবত এর সংকলকরা মনে করতেন যে মিশরের সব 

বুঝি ফিরাউন নামে অভিহিত হত। এ যুগের যে সব বিশেষজ্ঞ বাইবেল ও মিশরীয় ইতিহাসের তুলনামূলক আলোচনা করেছেন 
সাধারণ ভাবে এই মত পোষন করেন যে, রাখাল বাদশাহদের মধ্যে যে শাসকের নাম মিশরীয় ইতিহাসে আপোফীস (Apophis) 
লেখা হয়েছে সেই ছিল হযরত ইউসুফের সমসাময়িক বাদশাহ ৷ 

মিশরের রাজধানী তখন ছিল মমফস যেনফ)  কায়রোর দক্ষিনে ১৪ মাইল দূরে এর ধসাবশেষ পাওয়া যায়। হযরত ইউসুফ ১৭ 
১৮ বছর বয়সে এখানে উপস্থিত হন। দু-তিন বছর তিনি মিশর অধিপতির ঘরে অবস্থান করেন। ৮/৯ বছর কারাগারে কাটান। ৩ 
বছর বয়সে দেশের শাসনকর্তা হয়ে বসেন এবং ৮০ বছর বয়স পর্যন্ত সমগ্র দেশের শাসন ক্ষমতার নিরংকুশ মালিক হয়ে শাসন কাজু 
চালাতে থাকেন৷ তার শাসন কালের নবম কি দশম বছর তিনি হযরত ইয়াকুবকে তার সকল বংশের সকলকে ফিলিস্তিন থেকে মিশরে 
ডেকে আনেন এবং দিমইয়াত ও কায়রোর মধ্যবর্তী অঞ্চলে তাদের বসবাস ঠিক করে দেন। বাইবেলে এ এলাকার নাম গোশন 
উল্লেখ করা হয়েছে। হযরত মুসার সময় কাল পর্যন্ত এরা এ অঞ্চলে বসবাস করতে থাকেন। বাইবেলে বর্ণিত হয়েছে, হযরত 

একশ দশ বছর বয়সে ইন্তেকাল করেন এবং ইন্তেকালের সময় বনী ইসলাইলকে তিনি অসিয়াৎ করে বলেছিলেনঃ তোমরা যখন এ 
দেশ হতে বের হয়ে যাবে, তখন আমার হাড়গোড়গুলো সংগে নিয়ে যাবে। হযরত ইউসুফের কাহিনীর যে বিস্তারিত বিবরণ 

ও তালমুদে উদ্ধৃত হয়েছে, কুরআনের বর্ণনা তা তেকে সম্পূর্ণ ভিন্ন রকমের। কিন্তু মূল কাহিনীর তিনটে অংশই সর্বত্র এক প্রকার 
টীকা সমূহে প্রয়োজন মত এ সব পার্থক্য ও বিভিন্নতা তুলে ধরতে চেষ্টা করা হবে ।(এ সব বর্ণনা তাফহীমুল কোরআন থেকে 
হয়েছে।) 


উর me রা রা রা রর রাঃ রা জা রর রা ভার জা রঃ হারে রে হে জজ পর জা জেতে ছা ছা হর চু 


৩৯ পারা-১২ 
a UE জে EE EEL EE 


EIA রো তে 1 Gu 
১২ তার রুকু (সংখ্যা) মক্কী ইউসুফ সূরা ১১১ তার আয়াত (সংখ্যা) 


০০০০ 


০১৪৯৯) ৬৮ 23053 
অর্ভীর বাল অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


AEM NEE NE সেট বা পপির সিটিসেল 


PELE CB UGB ডি) ৬৪ 45 ৬১) AS ৯ 


তোমরা আরবী কোরআন তা আমরা নিশ্চয়ই যা) (এমন) আয়াত এই আলিফ ঘর 
B যাতে (ভাষায়) (বানিয়ে) নাযিল করেছি আমরা সুস্পষ্ট কিতাবের গুলো নামা 


{ 4 মিনি, ১০ 
51201 ৬ 0 ০৪০ 0৫5 28৮৮6৮556৮4 


এ আন আস উস আর টিপ বুঝতে পার 
প্রতি ওহীকরি যা 


" 

রর 

পার্ট এ 3৮ 32 2 1223 | 

॥ 3 OCA ০৮ ? 05 5 EE 8 150) ১১৪ 


পর বলেছিল যখন অনবহিতদের উর নি ছিল লহ কোরআন 


> পুর পপর্প ০০৫ হর এ SH 
12 5৩২ 5 ৫ ৩৩৮ 3 ( 3৮ AS 4০2৯) 8০88 
- চন্দ্রকে এবং এবং নক্ষত্রকে ক (স্বপ্নে) নিশ্চয়ই তার ইউসুফ ঘর 
দেখেছি আমি আমার বর দিলে [| 


195 
২৬০১০ 
ERE দি EE চর ভা ভা! জে ভয় ছা 


ই 


2% খে ৯৬ 2 || 
15 1 2 ৫৬2 ০০০৫৪ 6৩ 0৬০৬১৯০0229 
স্ব তোগার “কাছে তোমার স্বপ্ন yy Fl না হে সে eed আমাকে তাদের 
H ভাইদের আমার পুত্র বলল সিজদাকারী আমি দেখেছি সী 


92 ি শি El | 

- ৮ ১৩৬ 9৩৪৯: ০0৮০৬ GLASSY ৬ 1) 2 সর 
|| প্রকাশ্য শক্র মানুষের জন্যে শয়তান নিশ্চয়ই LL তোমার রি 
| | চক্রান্ত (বিরুদ্ধে) চক্রান্ত করবে সু 
প্র রুকু-১ (১) আলিফ-লাম-রা; এ সেই কিতাবের আয়াত, যা নিজের বক্তব্য স্পষ্ট করে বলে। (২) আমরা তা কুরআন ১ বানিয়ে 
সুর আরবী ভাষায় নাযিল করেছি। যেন তোমরা (আরববাসীরা) তাকে ভালো করে বুঝতে পার। (৩) হে মুহাম্মদ! আমরা এই ত্র 
পুর কুরআনকে তোমার প্রতি অহী করে অতি উত্তম ভংগীতে ঘটনা ও প্রকৃত ব্যাপার সমূহ তোমার নিকট বর্ণনা করছি। নতুবা এর পূর্বে 
| (এসব বিষয়) তুমি সম্পূর্ণ অনবহিত ছিলে।( ৪) এ সেই সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বললঃ““আব্বা আমি স্বপ্নে 
দেখেছি, এগারটি তারকা ও সুর্য এবং চন্দ্র রয়েছে, আর তারা আমাকে সিজদা করছে।”” (৫) জবাবে পিতা বলল “হে পুত্র «তোমার 
এ সবপ্লের কথা তোমার ভাইদের নিকট বলবে না।তাহলে তারা তোমার বিরুদ্ধে বড় ধরনের চক্রান্ত করবে ২; সত্য হল, শয়তান 


রা 
১)। "কুরআন -এর আভিধানিক অর্থ হচ্ছেঃ পাঠকরা; এবং কিতাবকে এই নামে অভিহিত করার অর্থ হচ্ছে- এ সাধারণ ও বিশিষ্ট nl 


( 
i -সকলের পাঠ করার জন্যে, এবং বহুল পঠিত।(২)। হযরত ইউসুফের দশ ভাই ভিন্ন মায়ের গর্ভজাত ছিল। এবং এক ভাই যে তাঁর শ 


গভজাত ইয়াকুব (আঃ) জানতেন ইউসুফকে করতো 
সিএমপি পতি জ্ত নিত Ey 11০ ভর তি ছা রাঃ সী ") রা টি 


(20 - 


সূরা ইউসুফ-১২ 80 পারা-১২ 
নিচ FOS GD ED SRE 


155 5 ৯৩০ ৩৪2৩ ৩০০৭ 5 DS এ এ এ 
দ্র পূর্ণ এবং কথা ও তোমাকে ও তোমার ভোমাকে বাছাই এরূপই এবং 
বৃত্তান্তের শিখাবেন i I (হবে) | 


তে J টি নি ০৩ ৩৫5 পাপা ও 
Se LY a ৪৫ 6৫54 ৩) Be 5 RKC 


ঘর পূর্বেও তোমার পিতৃ- উপর চি বংশ- উপর এবং তোমার তার ছু 


| | পুরুষের ধরদের উপর ইট 
/ পু 327 2% 2 93d AL রর 
রর ন (০৬ ১৩ OES ৫ ৬ 1৩৮৮ £ রন (9) 
সরু ও ইউসুফের মধ্যে আছে নিশ্চয়ই নিশ্চয়ই ইসহাকের ও (যেমন) ধন 
চন (কাহিনীর) ৬ ইবরাহীমের 
১৫1 শা পর্ণ ৮১24৫ 4 + 9)! 
৩০3 4) ৩৬ TI 2 নও 0 2১০025207৬৮ 455 
সু আমাদের কাছে অধিক তার ভাই ও অবশ্যই (তার ভায়েরা) যখন জিলানী নিদর্শন তার রর 
সু পিতার প্রিয় ইউসুফ বলেছিল জন্যে সমূহ ভাইদের সু 


L.Ed A222 < 2% LA E27 oA 
21 ne) 531 0 ৩ ০০ SD ৬1 ও dyer CY 2 28 


ষ্ঁবা ইউসুফকে তোমরা ৭50 বহ আমাদের ঢায একট আমরা অথচ আমাদের সর 


হত্যা কর মধ্যে পিতা টা টা 
টি রি 2 22 ১ 2 24 চিলি 
1০07০55 85 (25:61 তরি সপ 1 
রি তোমরা এ, 2 কোন সুজ 
- হয়ে যাবে জন্যে hy স্থানে আস গর 


শরির ME 06 AE Sone ১88 
শ (৬) আর এরূপই হবে, (যেমন তুমি স্বপ্নে দেখেছ যে) তোমার রব তোমাকে (নিজের কাজের জন্য) বাছাই করে নিবেন এবং 
তোমাকে প্রত্যেকটি কথার মর্মমূলে পৌছানোর নিয়ম শিখাবেন৩। আর তোমার প্রতি ও ইয়াকুব-বংশধরদের প্রতি স্বীয় নে'আমত 
তেমনি ভাবে পূর্ণ করবেন, যেভাবে এর পূর্বে তিনি তোমার পিতৃ পুরুষ ইবরাহীম ও ইসহাক এর উপর করেছিলেন। নিশ্চিতই তোমারন্তু 
সু রব সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। | | 
সর রুক২ (৭) সত্য কথ! এই যে, ইউসুফ এবং তার ভাইদের কাহিনীতে এই সব প্রশ্নকারীর জন্য বড় নিদশর্ন রয়েছে।( ৮) (কাহিনী 
শুরু হয় এই ভাবে যে,) তার ভায়েরা নিজেরা বলাবলি করলঃ “এই ইউসুফ এবং তার ভাই £ দুইজনই আমাদের পিতার নিকট 
আমাদের অপেক্ষা প্রিয়তর। অথচ আমরা একটা পুরো দল। আসল কথা হল এই যে, আমাদের পিতা একেবারেই দিশেহারা হয়ে 
সর গেছেন+৯। চল, ইউসুফকে হত্যা করে ফেল, অথবা তাকে কোথাও নিক্ষেপ কর, তাহলে তোমাদের পিতার লক্ষ্য কেবল তোমাদের 
টু প্রতিই হবে। এই কাজ করার পর সদাচারী হয়ে থাকবে।”” ন 


চুল 
সুর চরিত্রের দিক দিয়েও তারা এরূপ সৎ ছিল না যে, নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য তারা কোন অনুচিত কাজ করতে সংকোচ করবে ছু 
সুরু এজন্যে তিনি তার নেক পুত্রকে সতর্ক করে দিয়েছিলেন যে, তাদের থেকে সাবধান থেকো। স্বপ্রের সুস্পষ্ট মর্ম ছিলঃ সুর্যের অর্থ হযরত 
টু ইয়াক্ব (আঃ), চাঁদের অর্থ তার স্ত্রী হযরত ইউসুফের সৎ- মা) এবং এগারটি তারার অর্থ ইউসুফ(আঃ)- এর এগারো ভাই। (৩)। 
রী আসলে ৬:১৭) ০4১ শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ শুধু মাত্র স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান নয়, সাধারণতঃ যা মনে করা হয়। বরং একটু 
তর অর্থ আল্লাহতা’আলা তোমাকে ব্যাপার বুঝার ও মূল সত্য-তত্তু পর্যন্ত পৌছবার শিক্ষা দান করবেন। তোমাকে সেই সুক্ষ্ম্দর্শীতা দানাস্ 
ছু করবেন যার দ্বারা তুমি প্রতিটি ব্যাপারের গভীরতা পর্যন্ত উত্তরণের এবং তার তলদেশ পর্যন্ত পৌছার যোগ্যতা লাভ করবে।( ৪) অর্থাৎ 
গ্লু হযরত ইউসুফের (আঃ)-সহোদর ভাই বিনইয়ামীন, যিনি তার থেকে কয়েক বছরের ছোট ছিলেন। [| 
ই সার মর ত চুর রর রি ভাজ ভা আজ উর হাঃ জাতে হর EN রা HOE চা হযে চর FR BE চি US হত ভার LUE 08] Wt হর হাত! ms 0 


সূরা ইউসুফ-১২ ৪১ পারা-১২ 

পা হও হে জা WN ONE ভাতে হও জরে চা রা রা টা হর চু হা ডা জা ডর রা উরে রাজ ছে জা হা রা হে রা রা! রা ভা RY 
E> টির পা) 25 তর্ক ৮ পর্ণ 2০০ ১2৫ পে 2৯2১৬ ন্ট 2 ৫ 
৭৩ ০০ ৩১ 3 DI 2 Aun CES GS ০55 0 
দ্র তাকে কুপের (অন্ধকার) মধ্য তাকে বরং ইউসূফকে তোমরা না তাদের এক বলল | 
সু তুলে নেবে তলদেশে নিক্ষেপ কর হত্যা কর মধ্যহতে প্রবক্তা 

4৫৮7৮ রে ANS AAS 5৫ পাত le 32 2 >» নতি পি ও 
IEE YY ৬৫৩ GEL 5949 নি ৩) 2৬৮০1 
সরু আমাদের না আপনার কি হে তারা কর্মসম্পাদন তোমরা যদি কাফেলার কেউ 
ন বিশ্বাস করেন হয়েছে আমাদের আববা বলল -কারী হও 
Be NESE ৫ বের 22 3d রিনি 1.৫ 277 পু). 
৫৬4৮0: ৩) 


A 
~) 
Bl ও সে ফল আগামী আমাদের তাকে অৱ্শ্যই তার নিশ্চয়ই অথচ ইউসুফের ব্যাপারে 
আমরা 


°\ 
তি 

ও 

শর 
৯ 


সহ 
চু 
২ 
EN 
পি 
se ৬৬ 
১ 
ডি 
কত 
দা 
ও 
৬ 
* 
tt 
রঙ 
৬ \ 
( ৬ 
শে 
€ 
রে 
NN 
২ 
৬ 
থলে 
লং 
এ 


ES TCL 


চপ 34212485 600342584135) 8) 2০2০ 02 £ ৩ 
রি ৃ 


92 ডিন যখন ক্ষতিগ্রহথ হব আমরা দল 
৫) একি এ 226074 NHN Ad ৫ ০৮21 পরি 52 B40 ০৫ 
(৩৬ 1৪৮০৬ প্রি 421 ৬৬ 1d ভ ৬ 5 
এই তাদের কাজ তাদের তুমি নিশ্চয়ই তার আমরা ওহী এ কূপের (অন্ধকার) মধ্যে তাকে তারা যে 


FA 


সম্পর্কে এক সময় খবর দিবে কাছে করলাম অবস্থায় তলদেশের নিক্ষেপ করবে 


(393 2৫ A ও ০ পর 
OUI ১ শে১ এ 
তারা অনুভব করছে না তারা (এখন)অৎচ ঘুর 
প্র (০) এই কথায় তাদের একজন বললঃ নইউসুফকে হত্যা করো না কিছু যদি করতেই হয়, তাহলে তাকে কোন অন্ধ কৃপে ফেলে রী 
্র্দাও। আসা-যাওয়ার পথে কোন কাফেলা তাকে বের করে নিয়ে য়াবে।” (১১) এই প্রস্তাব ঠিক হওয়ার পর তারা তাদের পিতার 
কাছে যেয়ে বললঃ “আব্বাজান, কি ব্যাপার, ইউসুফের ব্যাপারে আপনি আমাদের বিশ্বাস করেন না? অথচ আমরা তার সত্যিকার ধুর 
কল্যাণ কামী। (১২) কাল তাকে আমাদের সাথে পাঠিয়ে দিন, সে কিছুটা ঘুরে বেড়িয়ে নিবে৫ ও খেলা তামাশা করে নিজেকে খুশী সত 
করবে। আমরা তার পূর্ণ হেফাযত করার জন্য উপস্থিত থাকব” (১৩) পিতা বললঃ'তোমরা তাকে নিয়ে যাবে এ আমার জন্য খুবই স্ট 
ঘ্রক্টদায়ক। আমার ভয় হয়, তাকে কোন নেকড়ে না খেয়ে ফেলে- যখন তোমরা তার সম্পর্কে বেখেয়াল হয়ে পৃড়বে।” (১৪) তারা | 
জবাব দিলঃ “আমরা একটি দল উপস্থিত থাকতে যদি তাকে নেকড়ে খেয়ে ফেলে তাহলে আমরা আর কোন কাজের হব।” (১৫) 
Bl এভাবে বার বার বলে তারা যখন তাকে নিয়ে গেল এবং তারা এক অন্ধ কূপে তাকে নিক্ষেপ করার সিদ্ধান্ত করল, তখন আমরা 
্ইউসুফকে অহী পাঠালামঃ « একটি সময় আসবে যখন তুমি তোমার ভাইদের এই কাজ সৰ্ম্পকে তাদেরকে বলতে পারবে। এরা তো | 
প্রনিজেদের কাজের ফলাফল সম্পর্কে একেবারে বে-খবর।” ছু 


্র€) আরবী বাকধারায় শিশু যখন জংগলে চলে ফিরে কিছু ফল পেড়ে খেতে থাকে তখন আদর করে তারপ্রতিএশব্দ 
44575 ) প্রয়োগ করাহয়। শ 
রা রা হা রা জার রা রা রা রা হা রর জা রা রা রা হা রা রা হজ রা রা রা চু রা OD রা চে চারা রা চার ঢা টি 
শব্দাথে কুর-৪/৬-- 


রর 


শর 


হে 


= 


সূরা ইউসুফ-১২ 8২ পারা-১২ 


রে 

225% 2/ 2032 রে 4 3 রে 
GIS CS ও) BUG 7১৫5৬ His AUT HUGE 
সর দৌড় প্রতি- আমরা নিশ্চয়ই হে আমাদের তারা  কীদতে ম্াফালে রি এবং ঘন 
প্র যোগিতায় গিয়েছিলাম আমরা আববা বলল কাদতে পিতার কাছে আসল " 
| 23 5 রও 4৫৫ ৫ 4 ০ 5 2 7H 
BE 25 হা তি 2 হর) “£6 ৩5৩০ ৩৩৪ নল ALT 
ছ্ আমাদের বিশ্বাস আপনি না অথচ নেকড়ে তাকে তখন আমাদের কাছে ইউসুফকে আমরা ও | 
BE কে কারী বাঘে খেয়ে ফেলে মাল-পত্রের ছেড়োই - 

টিটি 4 £ 

CL ane AN 22 eh, AEA 5 ০ 
BEI 0৫ 0৬ ১০০5৩ ৪ 35 HE 50 ৫১১১০ YF Ho 
সাজিয়ে বরং সে মিথ্যা রক্ত তার উপর আনল এবং (সবাই) আমরা যদিও রর 
Bরী দিয়েছে বলল (লাগিয়ে) জামার সত্যবাদী হং - 
টু 


জি 

bY 

$৩ 
১ 
2২ 
২২ 


55 2 রে ০ 2 পর্ণ ৮১ 
DOS ৩ 4৪ ১৬০ hl ৬০ 57৮49 af 


- তোমরা যা এক্ষেত্রে সাহায্যস্থল আল্লাহই এবং উত্তম অতএব এ এ পি পম 
বর্ণনা করছ ae: ide মন 
[| 
92 $৬ 1 2) গু 75 2 রর 
সর একটি py কি সুখবর সে টে সে তখন তাদের পানি জা এবং 
প্র ছেলে বলল বালতি ফেলল সংগ্রাহক রি রা রশ 
দ্র 2 2 12 Nop 32 ১6৫14 “i 
1১ ০ 65 JOON SG 4h 5G BHT 28 
তর সামান্য মূল্য দিয়ে তাকে তারা এবং তারা কাজ বিষয়ে খুবই আল্লাহ এবং পনা দ্রব্য এবংছ্ 
[ দে নাশ যা অবহিত হিসেবে লুকাল [] 
EN BE 4 ৰ ৮৬১০ ১ পা Aide 
- 98581 05 43 156 5 ০৪১১৩৩৩7175 ॥ 
্ নিরাসক্তদের অন্তর্ভুক্ত তার (মূল্যের ) তারা ছিল এবং কিয়েকটি মাএ দিরহাম সত 
|| ELLE [| 


রর (১৬) সন্ধ্যাকালে তারা কাদতে কাদতে পিতার নিকট আসল। (১৭) ও বললঃ “হে পিতা, আমরা দৌড়ের প্রতিযোগিতায় লেগে i 


তর গিয়েছিলাম; আর ইউসুফকে আমরা আমাদের জিনিস পত্রের কাছে রেখে গেলাম। ইতি মধ্যে নেকড়ে এসে তাকে খেয়ে গেল। 
আপনি হয়ত আমাদের কথা বিশ্বাস করবেন না। আমরা সত্যবাদী হলেও।”' (১৮) তারা ইউসুফের জামায় মিথ্যা রক্ত মাখিয়ে নিয়ে 
এসেছিল। একথা শুনে তাদের পিতা বললঃ“"বরং তোমাদের নফস. তোমাদের জন্য একটা বড় কাজকে সহজ বানিয়ে দিয়েছে। a 
ঠিক আছে, সবর করব, আর ভালোভাবেই সবর করে থাকব। তোমার যা কিছু বলছ, সে বিষয়ে আল্লাহ আমার একমাত্র হী 
3 সাহায্যস্থল।” (১৯) এই দিকে একটি কাফেলা আসল। কাফেলা তার পানিসংগ্রহককে পানি আনার জন্য পাঠাল।পানি সংগ্রহক ্ী 
যেই কু পে বালতি ছাড়ল অমনি (ইউসুফকে দেখে) চিৎকার কারে উঠলঃ “কি খুশীর ব্যাপার! এখানে তো একটি ছেলে।” "সেই i 
EB লোকেরা তাকে একটি ' পন্য্রব্য' মনে করে লুকিয়ে রাখল। অথচ তারা যা কিছু করছিল, আল্লাহ সে সম্পর্কে অবহিত ছিলেন। (২০) 
রী শেষ পর্যন্ত তারা তাকে সামান্য মূল্যে কয়েকটি মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল। তার মূল্যের ব্যাপারে তারা ছিল নির্লোভ । 


i C0 
UW ll 
ছু I 
| [| 
সর টে 


সূরা ইউসুফ-১২ ৪৩ পারা-১২ 
রা PON EE ETE ERAT EEE TDR ELE 


5০ 25১5 লা 256) ৮ 0228৬ GH IE ও 
চি তার থাকার সম্মানজনক তার স্ত্রীকে মিশর থেকে তাকে যে বলল নর 
- ব্যবস্থা কর কিনেছিল 


15 US G Leh ৩৩ 365 nds SE 3 ৩ 


I পা মধ্যে ২ নি এভাবে এবং পুত্র হিসেবে টি ০. 


গ্রহণ করব সে উপকারী হে 

রে 6; ৮৫ রি ৫ 21 3:8 ১891 426 2 HES; 
সি কিন্ত তীর ক্ষেত্রে অপ্রাতহত আল্লাহ এবং কথাগুলোর সব আমরা যেন স্ন 
কাজের তাকে জানাই ঘন 


1১:55 > 281 চিরে YT 905:12% SI sly 


নি ভিত উস তারা জানে না রা 


5 দিলাম পৌছল 
LEASH 28 24124 22 পরি ১৩ 2১৫৫৫ 2% 1 
৫৩ 518) ৩০৮0 2১ ঠৈ 4 45 5৩৩2 UF 


Hl বন্ধ করল এবং তার নিজের হতে তার মধ্যে সে (সেইমহিলা) তাকে এবং প্রতিফল || 
শা 54 ঘরের (ছিল) যার ফুসলিয়েছিল ১৪৬৫ দেই আমরা 


LARA পাঠ পাঠিত ৫ ৮১৮ ০ পা পো পরও 


8১015502285 45) 401 IG OB ৮৫ ৬৫৫ SIN 2৩29) 


E আমার উত্তম আমারি নিশ্চয়ই আল্লাহর পানাহ সে বলল (আমি) চলে এস বলল এবং দরজাগুলো সর 
EE বসবাস করেছেন রব তিনি চাই তোমার জন্যে || 
¥ রণ ৫৫৮ 2৫৫ SAA 29 22 রা [| 
£ সি 2 তরু IOC ALS 4) 
i তার সেও এবং তার আসক্ত হয়েছিল নিশ্মই এবং  যালিমরা সফল হয় না দস সু 


| সাথে আসক্ত হত সাথে (সে মহিলা) এ অবস্থায় 
স্তর রুকু-৩ (২১) মিশরে যে ব্যক্তি তাকে খরীদ করল, সে তার স্ত্রীকে বললঃ “একে খুব ভালোভাবে রাখতে হবে। অসম্ভব নয় যে, সে 
প্র আমাদের পক্ষে উপকারী হবে কিংবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব’”’। এভাবে আমরা ইউসুফের জন্য সেই দেশে প্রতিষ্ঠিত হবার স্তর 
উপায় বের করলাম এবং তাকে সব ব্যাপার অনুধাবন করার উপযুক্ত শিক্ষা দেয়ার ব্যবস্থা করলাম। আল্লাহ নিজের কাজ অবশ্যই স্ন 
সম্পূর্ণ করে থাকেন। কিন্তু অধিকাংশ লোকই তা জানে না।(২২) আর সে যখন তার পূর্ণ যৌবন কালে পৌছল, তখন আমরা তাকে টু 
সুর সিদ্ধান্ত গ্রহণের শক্তি ও জ্ঞান দান করলাম। নেক লোকদেরকে আমরা এভাবেই প্রতিফল দিয়ে থাকি। (২৩) যে মেয়েলোকের ঘরে সে 
| অবস্থান করছিল, সে তাকে আকৃষ্ট করতে চেষ্টা করতে লাগল। একদা সে দরজা বন্ধ করে বললঃ ' এস“ ইউসুফ বলল “আল্লাহর ছু 
স্তর পানাহ চাই! আমার রব ৬ তো আমাকে উত্তম মর্যাদায় অভিষিক্ত করেছেন (আমি কি এই কাজ করতে পারি!)। এই ধরনের যালেম দুর 
সরু লোক কখনো কল্যাণ লাভ করতে পারে না” ।(২৪) সে (ক্রীলোকটি) তার দিকে অগ্রসর হল। আর ইউসুফও তার দিকে এগিয়ে সু 
যেতো 
সুর (৬)। সাধারণতঃ তফসীরকার ও অনুবাদকরা এখানে এই অর্থ করেছেন যে- ' আমার রব’ বলতে হযরত ইউসুফ যার অধীন সে ছিল, সর 
ঘ চাকুরী করতেন- সেই ব্যক্তিকে বুঝানো হয়েছে, এবং তার এ উত্তরের অর্থ ছিল আমার মনিব তো আমাকে এত সুন্দরভাবে রেখেছেন, সু 
প্র আর আমি কেমন করে এই নেমকহারামী করতে পারি যে, আমি তার স্ত্রীর সংগে ব্যাভিচার করবো! কিন্তু একথা একজন নবীর শানের সব 
সর খেলোপ যে তিনি কোন পাপকাজ থেকে বিরত থাকার ব্যাপারে আল্লাহতা ' আলার পরিবর্তে কোন বান্দার খেয়াল করবেন। এবং! 
প্র কুরআন মজীদেও এর কোন নযীর নেই যে কোন নবী কখনো আল্লাহতা ' আলা ছাড়া অন্য কাউকে নিজের রব বলেছেন। | | 


সুরা ইউসুফ-১২ 88 পারা-১২ 


MW 443, 4 এ 224 244) ৫101৭ NAG NEA ES 
রি 3 33 KL IG BSS OU Of 
ও 


সর অগ্লালতা মন্দ তার আমরা যেন এভাবে তার রবের নিদর্শনাবলী সে না 


টে 


ডা 


৫ 
মম 


থেকে ফিরিয়ে রাখি (ঘটল) দেখত 


lB. PAT ৫ > HAL s পাও 2293, NM 2 ৫৭ 

BGS 295 2 তা 5 2949 Ul ০5 £&) 
B তার জামা রমণী (টেনে) এবং দরজার উভয়ে এবং (যারা ছিল) আমাদের অন্তর্ভুক্ত নিশ্চয়ই 
- ছিড়ে দেয় দিকে দৌড়ায় বিশুদ্ধ চিত্ত বান্দাদের সে ছিল 
ETE ERA And পো পালার [৫4 -9-9 2 
*২2 31005 35 ৩ ৩৫৮৩৮ ও ও ডা $ 5০ 
আআ তোমার কামনা যে শান্তি কি রমনী দরজার কাছে তার উভয়ে এবং দপছন থেকে 
ঘি গৃহিনীর সাথে করে (হতেপারে) বলল স্বামীকে পায় 


| 2 ঠা ৩৩ 


TOME ACN 


| অন্যকিছু) 
Lez 22 5 4৫26০ ৮05 A124 2 [) MA % ৮ 
Eilat 0 02 US het LF ৩) ০৪৮1 52 ৩৪৩৬ ৬৪5 এ 
প্র তরেমনী সামনের থেকে ছেড়া তার হয় যদি তার মধ্য এক সাক্ষ্য সাক্ষ্য এবং 
ETT 25 4৫2 টি রর Ed i bs iy 
EDA 2 A ১ তা প্র রণ 2. % রা পরি ৫ 

৪5555 ৮১ ৩৪৩৩ ৮৮ ০৬ ৩১ 59৬৯ 62 
সর তবে রমনী পিছনের থেকে ছেড়া তার জামা হয় যদি আর মিথ্যাবাদীদের অন্তর্ভূক্ত সে (ইউসুফ) এবং 

মিথ্যা বলেছে দিক 17 ৫2৫ 
26৫ 
| সত্যবাদীদের অন্তর্ভূক্ত সে (ইউসুফ) এবং 


| টন স্ব দুদ | 
যদি না সে তার রবের সুস্পষ্ট প্রমাণ দেখতে পেতো ৭। এরুপই ঘটল, যাতে আমর্ধা অন্যায় ,পাপ ও নির্লজ্জতা তার হতে বিদূরিত 


করে দেই । আসলে সে আমাদের বাছাই করা বান্দাদের একজন ছিল।(২৫) শেষ পর্যন্ত ইউসুফ ও সে আগে পিছনে দরজার দিকে 
ছু দৌড়াল। আর নে পিছন হতে ইউসুফের জামা (টেনে) ছিড়ে দিল। দরজায় দুজনই তার স্বামীকে দেখতে পেল। তাকে দেখেই মেয়ে 
ঢু লোকটি বলতে লাগলঃ “সেই লোকটি কি শাস্তি পেতে পারে যে তোমার গৃহিনীর প্রতি অসৎ ইচছা পোষণ করে? এ ভিন্ন আর কি 
সর "ই হতে পারে যে, তাকে বন্দী করা হবে অথবা তাকে কঠিন শান্তি দেয়া হবে?” ( ২৬) ইউসুফ বললঃ “সেই আমাকে ফাঁসাতে 
চা কযছিন।” সেই মেয়েলোকটির নিজ পরিবারের এক বাক্তি অবহাগত সাক্ষা পেশ করল, বললঃ “ইউসুফের জামা যদি সামনের 
দিকে ছেড়া হয়ে থাকে তা হলে স্ত্রী লোকটি সত্যবাদিনী এবং সে মিথ্যুক। (২৭) আর তার জামা যদি পিছন হতে ছেড়া হয়, তাহলো 
| 
[| 


ন মেয়েলোকটি মিথ্যুক ও সে সত্যবাদী? '। রর 
সর) বুরহান ' - এর অর্থ দলীল ও যুক্তি- প্রমাণ। ' রবের’ বুরহান এর অর্থ আল্লাহতা ' আলা কর্তৃক বুঝিয়ে দেয়া সেই যুক্তি যার ভিত্তিতে 

হযরত ইউসুফের বিবেক তার প্রবৃত্তিকে একথা মান্য করিয়েছিল যে, এই স্ত্রীলোকের প্রবৃত্তি -সুখের আমন্ত্রণ কবুল করা তোমার পক্ষে 
টি ণোভা পায় না। এ দলীলটি পূর্ববর্তী এই বাক্যের মধ্যে রয়েছে থে আমার রব তো আমাকে এত উত্তম অবস্থান দান করেছেন, আর 

আমি এরকম কুকর্ম করবো? এরূপ অত্যাচারীদের ভাগ্যে কখনো সাফল্য লাভ ঘটেনা।(৮) অর্থাৎ ইউসুফের (আঃ) জামা যী 

সামনের দিকে ছেড়া হয়, তবে এটা এ কথারই সুস্পষ্ট প্রমাণ-চিহ্ন যে ইউসুফের পক্ষ থেকে উদ্যোগ ছিল এবং স্ত্রীলোক নিজেকে রক্ষা 
টি করার জন্য লড়াই করছিল। কিন্ত ইউসুফের জামা যদি পিছনের দিকে ছেড়া হয় তবে তার দ্বারা স্পট প্রমাণিত হয় যে ্ত্রীলোকটি তার 
পিছনে লেগেছিল এবং ইউসুফ তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে পালাতে চেয়েছিল। এছাড়া আনুষঙ্গিক আর একটি বাক্যও এই 
সাক্ষর মধ্যে প্রচ্ছন্ন ছিল। উক্ত সাক্ষ্যটি হযরত ইউসুফের (আঃ) জামার দিকে মনোযোগ আকর্ষণ করছিল। এর দ্বারা স্পষ্টরপেরী 
প্রকাশ পায় যে, স্বীলোকটির শরীর বা তার পোষাকে বল প্রয়োগের কোন চিহ্ন আদৌ পাওয়া যাচ্ছিল না। কিন্তু যদি বলাৎকারের জনা 


রী উদ্যোগের ব্যাপার হতো তবে স্ত্রীলোকের উপর তার স্পষ্ট চিহ্ন প্রকাশ পেতো। পর 
ই রা হয জে জার হা হজ জা হা চা হু! হা হর হা ভর হা চা হা হর পারে হা হা TTL LT TTL চু চা টি 


সূরা ইউসুফ-১২ 8৫ পারা-১২ 
if হত রাজ UN Me হত হার জজ! ES হা ওতে আর টা হা চা জে যে ON জে হা জপ ভাতা চা ঢা পরা জে HE হে উট 
ই ৫৮ ১৭ ৫ ৫ ১৫ 5 LL rind 59৩ LPL ঠক এল ৮ রি 
৩৩৩৫৩) ১০০৫ ৬ 45] OU ৮১৩55 ও 2৮2৪ CLE 


প্র তোমাদের নিশ্চয়ই তোমাদের (অর্থাৎ অর্তভুক্ত তা (আযীয) পিছন হতে ছেড়া তার জামা দেখল অতঃপর 


ছলনা মহিলাদের) ছলনা নিশ্চয়ই বলল দিক যখন স্তর 
Pad 2% Cine 2 হু 2222 Lh) 2 2 24 2 223 [) ” 
HOS SS ১ ৬৬১৩৬ ১৯. Ge CPOE ৬০৪০ LEE 
িঅনতর্ৃক্ত হলে নিশ্চয়ই তোমার (হেঁ মহিলা) এবং এই হতে উপেক্ষা (হে) ভয়ানক 
|] তুমি গুনাহের জন্যে ক্ষমাচাও (ব্যাপার) কর ইউসুফ 

2 9 A 


at 


ঘি হতে তার যুবক ফুসলাতে আধীযের (যে) “শহরের মধ্যে স্ত্রীলোকেরা বলল এবং অপরাধীদের 


48652. ১১০৫1 ১ পে ৫8255 ০16৮৮৫১7১18 
EOF ৩ ১20 HSA Syl ও ৬9 OF 2৩ Cin 
i (দাস)কে চেয়েছিল ত্র রর 


920s < ৫ 2 /%” সর 
০৮ ০৫ ১) 1৩৩ ০ এছ 
. সম্মানিত ফেরেশতা এছাড়া এতো নয় মানুষ ছু 
(২৮ যখন দেখল যে, ইউসুফের জামা পিছন হতে ছেড়া তখন সে বললঃ এতো মেয়েলোকদের শঠতা আর তোমাদের রী 
্ঁ শঠতা ও কৌশল যে বড় সাংঘাতিক হয় তাতে সন্দেহ নেই; (২৯) ইউসুফ! এই ব্যাপারটির ক্ষমা কর। আর হে নারী! তুমি তোমার সর 
সু অপরাধের ক্ষমা চাও, আসলে তুমিই ছিলে অপরাধী” । B 
রুকু-৪ (৩০) শহরের নারী সমাজ পরষ্পরে বলাবলি করতে শুরু করল যে, আধীয়েরষ৯ স্ত্রী তার যুবক ক্রীতদাসের প্রতি আকৃষ্ট 
হয়েছে। প্রেম-ভালবাসা তাকে উন্মাদ করে দিয়েছে। আমাদের মতে সে সুস্পষ্ট ভুলের মধ্যে পড়েছে। (৩১) সে যখন তাদের এই | 
প্রতারণামূলক কথাবার্তী শুনতে পেল তখন তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্য ঠেক লাগিয়ে বসার ব্যবস্থা করল। খাওয়ার 
বৈঠকে প্রত্যেকের সামনে একখানা করে ছুরি রেখে দিল। (পরে ঠিক সেই সময়, যখন তারা ফল কেটে খেতেছিল) সে ইউসুফকে 
ছি তাদের সামনে বের হয়ে আসতে ইশারায় নির্দেশ দিল। যখন সেই মেয়ে লোকদের দৃষ্টি তার উপর পড়ল, তখন তারা বিস্য়-বিষুগ্ধ 
হল এবং নিজেদের হাত কেটে বসল। আর স্বতঃই উচ্চ স্বরের বলে উঠলঃ "আল্লাহর কসম এ ব্যক্তি মানুষ নয়! একে তো কোন স্টর 


ছু সম্মানিত ফেরেশতা মনে হয়” । i 
(৯)আধীয সেই ব্যক্তির নাম ছিলনা। মিশরে কোন উচ্চ ক্ষমতাসীন পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি সম্পর্কে এ পরিভাষা ব্যবহৃত হতো। 


EB 2 2 | পু. ৩2 ৮৫৫ 
£ po ৫৫৫ € ৫5 44% 22% 
৬ 9 ৬৮০ ৮১৮ G ১ UL: 3255 ৩৩ CA 
৷ অপর সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে তাকে অবশ্যই নিশ্চয়ই প্রেমে তাকে নিশয়ই তার নিজের ছু 
“ই আমরা দেখছি আমরা উন্মাদ করেছে (আত্মসংবরণ) সর 
LES GIA LLL AE ET La EAE | 
15 68 8 ৫৫৮ 3 Ce ৬৫০০ ০৪১৩ ৬৮০ 
প্র ও (ঠেকদিয়ে) অদূর প্রস্তুত করল ও তাদের মহিলা (লোক) তাদের প্রতারণা (মহিলা) ত্র 
- বসার আসন জন্যে কাছে প্রেরণ করল মূলক কথা সম্বন্ধে শুনল 
৫ পরা AML কু ১৭ ০5১৬ 2d 8৫৫0৮ ১০ স্ 
্ Od 21 ৬০৬ এ ৯১ ৩৪৯৪ NATE HEN 
দ্র অতঃপর তাদের বেরহয়ে বলল এবং একটি করে ছুরি তাদের প্রত্যেককে দিল গ্র 
যখন সামনে (আস) (ইউসুফকে) (ফল কেটে খেতে) মধ্যকার [| 
দে 116 4 Ald ৩22 তত ও Cd তর প্রকোপ এর 
৪1৩৬ (০ ০০৬ ON 2 Cen 0 5 এরি Gn 
প্রি এতো নয় আল্লাহর কিমহাত্ম তারা ও (ফলের পরিবর্তে) তারা কেটে ও তারা তাকে তারা স্তর 
- বলল তাদের হাত ফেলল অভিভূত হল দেখল সর 
| 
EB 


সূরা ইউসুফ-১২ ৪৬ পারা-১২ 
ভিচাদা নাজ 
BE ৮৮১৫514 হু 24 ভিজা বু ৫2৮ ৮৫ ১11৫ 
০৯০৩ ৭১০) (৮4390 ৩৪ 3 5 ৮০৪৪ ০৪ GU ৬৩১ তায 
সর তবুও সেনিজেকে তার নিজের হতে তাকে আমি নিশ্চয়ই এবং যার আমাকে তোমরা সেই অতঃপর সে 


সু নিবৃত্ত রেখেছে (আত সংবরদ) 5 ব্যাপারে ভৎসনা করেছ (যুবক) রহ বলল - 
Ere পরঠ ৯৬ নে ty তের পর পর্বত 294 কতা ও) পইরা 2 
OS © ১১১ 2835 2 924 £5 GO ৩% 58 
8 লাঞ্কিতদের অন্তর্ভুক্ত অবশ্যই এবং অবশ্যই সে গে যা করে YAR ek 
সু বলল i কারারুদ্ধ হবে দেই আমি চা 
(2 ও প্রা) পুত ৫১ ৩ [a পে ও পর্ব ০৩ 
শত ১ SG হ ৫৮1 65৮৩৫ ৩৫) ৩৩ ১9 পর 
টু আমার যদি না এবং যার দিকে আমাকে তা আমার অধিক কারাগারই 
থেকে মৎ (হে রব) আহবান করছে হতে কাছে প্রিয় 
৩ 3 w ৩ 5 
8255 stone ৩2 a aL At 
0 অজ্ঞদের রর রা এবং তাদের টি তাদের অপকৌশ 


দিকে আমি (োহলে হয়ত) 


১ ৫ 121 রি 2 9১1৮3 AEA 19 রর পর্ণ পাতা পর 
৩৩52 ৮61৩২ পি ভারি Ait 28 BANS 4 ০০৪৪ 
বি তাদের কাছে রি তিনিই নিশ্চয়ই তাদের তার ঃপর 
- প্রকাশ পেল ললে রা তিনি কৌশল থেকে 550 

খযাপা ১৬) ৪৮ পা। তা ৩ Ly (4295 ১৫ রর 

৪৩৯০৯) ৫52 05 £ ৪৬৯ KELLY ৯১06 ct 

রী, কারাগারে তার (একবার) এবং কিছু সময় পর্যন্ত তাকে অবশ্যই নিদৰ্শনগুলো তারা কিছু 
কাছে প্রবেশ করল (কারা- বাসকালে) কারারুদ্ধ করা হবে (তবুও ভাবল) দেখেছিল 


১৫ 1 And ০ 
5৮3 0 4517 ০921 ৮৮) 6, 2৩ ৩৩ ১০৪ 


অপর বলল এবং মদ নিংড়েবের স্বপ্নে ই তাদের দুজনার (ইউসুফকে) দুজন | 


রা: SAE, bi Eh ths oss BM sie ROVE 4 HEL 
| (৩২) আবীযের শ্রী বললঃ“ তোমরা দেখলে! এই হচ্ছে সেই ব্যক্তি যার সম্পর্কে তোমরা আমাকে ভৎর্সনা করছিলে। নিশ্চয়ই আমি | 
্র তাকে ভুলাতে চেষ্টা করেছি; কিন্তু সে আত্ম রক্ষা করে নিষ্পাপ রয়েছে। এ যদি আমার কথা না শুনে, তা হলে তাকে কয়েদ করা হবে ছ্ 
B এবং খুব লাঞ্চিত ও অপদস্থ করা হবে” । (৩৩) ইউসুফ বললঃ ‘ * হে আমার রব, কয়েদ হওয়া আমি বেশী পছন্দ করি সেই কাজ সর 
তর হতে যা এরা আমার নিকট পেতে চায়। তুমি যদি এদের অপকৌশলগুলি আমার হতে দূরে ফিরিয়ে না দাও তাহলে আমি তাদের সু 
প্র ষড়যন্ত্র জালে জড়িয়ে পড়ব ও জাহেলদের মধ্যে গন্য হয়ে যাব”। (৩৪) তার রব তার দোওয়া কবুল করলেন-এবং এ সমন্ত সর 
প্র মেয়েলাকদের কৌশলকে তার হতে প্রতিহত করলেন। নিশ্চিতই তিনি সব কিছু শুনেন এবং জানেন। (৩৫) পরে একটা সময় স্ত্রী 
1& কালের জন্য তাকে তারা কয়েদ করে দেয়া ভাল মনে করল;অথচ (তার চরিত্রের পবিত্রতা এবং নিজেদের নারী সমাজের অসদাচরণের) | 
সুস্পষ্ট নিদর্শন তারা ইতিপূর্বেই দেখতে পেয়েছিল১০। | 
সর রুকু- ৫ (৩৬) জেলখানায় তার সাথে আরো দুজন গোলাম প্রবেশ করল: একদিন তাদের একজন তাকে বললঃ “আমি স্বপ্রে সু 
“Ei আমি মদ প্রস্তুত করছি।” অপরজন বললঃ [| 


দ্র (১০) এর দ্বারা জানা গেল- কোন ব্যক্তিকে ইনসাফের শর্ত অনুযায়ী আদালতে দোষী সাব্যস্ত না করে এমনিই বন্দী করে জেলে স্ত্রী 
মী পাঠানো বেঈমান শাসকদের একটা পুরাতন রীতি ।এই ব্যাপারে আজকের শাসকরা ৪ হাজার বছর পূর্বের দুরাচারদের থেকে খুব ঘুর 
প্র বিশী ভিন্ন ধরনের নয়। ll 
an nn হত জার হা ভা জে চে জা জা চে জে রা EE হুর ছা যা জা হে রায় সরা ভায়া রর ভার চা ON হারে হার রা চা জা (টি 


সূরা ইউসুফ-১২ ৪৭ পারা-১২ 
£ হার রা হার ভা রা চা রায় জার রে হর চা রে হার রা রা হারে চারা চারে রা চার রা ঢায চে রা চে রিতা চারে রাজ EON মায়া রে 
| | ” f 2 রি ০৫৫ 22 EX BL £22 > ৮ দেবে s SA Ss 1 জে 
8 ৭১25) RS ১৫৪ HE CEG HE CS EB ০১৯০৮ ঠা 
স্রনিশ্চয়ই তার ব্যাখ্যা বলেদিন তা পাখ খাচ্ছে রুটি আমার উপর বহন স্বপ্রে নিশ্চয়ই | 


সুর আমরা আমাদেরকে থেকে মাথার করছি দেখেছি আমি সু 
৫ পে 0৩2 


(৬৫ 5 12৩5 5 S OE oo 92 ৬১৪ 


? শা ভি এ উন 
তোমাদের দুজনকে এছাড়া, যা দুজনকে খানা তোমাদের দুজনের না সে সতকর্ষশীলদের অন্তর্ভুক্ত আপনাকে স্ব 
প্র আমিবলেদেব . যে খাদ্য দেয়া হয় কাছে আসবে বলল দেখছি আমরা 


[| EX Pd 2 ই চে ১ পার্থ 2 7 2 24 15 2 | 
855 ২৩১১0 0৮6 52 ৩৫০১ ENO 0৫ ৭22৪ 
দ্র আমি নিশ্চয়ই আমার রব আমাকে তা হতে এটা তোমাদের দুজনের এরপূর্বেই তার ব্যাখ্যা 
ছু ছেড়েছি আমি শিখিয়েছে যা (বলব) কাছে আসার 


“টি 752 ্ 
2 ১৯১৪ "5৬ ০৮৪৪৮ চটি 
না 


কও 


এবং অস্বীকারকারী তারাই আখেরাতের উপর তারা এবং আল্লাহর উপর (যারা) এ 

ঈমান আনে জাতির 
24 নিরব তপ্ত Add Ll, এ A2 3, TD! LZ ET 
OF ৫০8 ion? Cl 2 সি চা ls | 
যে আমাদের কাজ নয় ইয়াকুবের ও ইসহাক ও 


৫7৫ ৫ শর্ত ৫ ALA ধ তি রি ১০১১ £4 
3 CGE 2 5 41 ৮১০2 ৩১৮৮৬ 52 4১৬৪৮ 
কিন্তু মানুষের উপর এবং আমাদের আল্লাহর অনুগ্রহ অন্যতম এটা কিছুরই কোন আল্লাহর আমরা 

সাথে শরীক করব 
65৫৮ 5১০ ৫৬ / 


উপর 
£ [ওরাল ৯ ৮ রে Al ৫ ০ চলো, A ণ >). 
2০৯৮৮ ০৮76 Rl Gel OCIS 2০০) fn 


(যেমন) আমার আদর্শ আমি অনুসরণ 
করেছি 


রা 


“উত্তম পৃথক পৃথক রবকি কারাগারের সংগীদয় হে কৃতজ্ঞতা স্বীকার করে না লোক অধিকাংশ 


2 4 fr LE > 4 ৫7 KH 4H 
A 8) 22552 GE ৩66 ৩৩1 sly 
(কিছু) এছাড়া তাকে তোমরা ইবাদত না (যিনি) সবকিছুর একই আল্লাহ নার 
নামের ব্যতীত করছ উপর বিজয়ী (উত্তম রব) i 


“আমি দেখেছি যে, আমার মাথার উপর রুটি রাখা আছে, আর পাখী তা খাচেছ”। উভয়েই বললঃ ““এর ব্যাখ্যা আমাদের বলুন। 
সুট আমরা দেখছি আপনি একজন সদাচারী লোক।” (৩৭) ইউসুফ বলল $ “এখানে তোমরা যে খাবার পাও, তা আসার পূর্বেই আমি 
সপ তোমাদের এই ব্বপ্রের ব্যাখ্যা বলে দেব। এই জ্ঞান আমার রব আমাকে শিখিয়েছেন। আসল কথা এই যে যারা আল্লাহর প্রতি ঈমান 
প্র আনে না ও পরকালকে অস্বীকার করে আমি তাদের নিয়ম ও নীতি পরিত্যাগ করেছি।(৩৮) আর ইবরাহীম, ইসহাক ও ইয়াকুব- প্রমুখ 
ঘ আমার পূর্ব পুরুষদের: আদর্শ গ্রহণ করেছি। আল্লাহর সাথে কাউকে শরীক করা আমাদের কাজ নয়। প্রকৃতপক্ষে এ আল্লাহর অনুগ্রহ 
সর আমাদের প্রতি ও সমগ্র মানবতার প্রতি (যে, তিনি আমাদেরকে তীর নিজের ছাড়া-আর কারো দাস বানান নি) কিন্তু অধিকাংশ লোকই ঘুর 
| শোকর করে না। (৩৯) হে. কয়েদখানার সংগীরা! তোমরা নিজেরাই ভেবে দেখ, বহু সংখ্যক বিভিন্ন আল্লাহ ভালো না সেই একী 
ঘি 07779458175 


5 


[a 


সূরা ইউসুফ-১২ ৪৮ পারা-১২ 


"মিরার ভরা রাতাক 


৬, ১৩৮৮3 ৩ 2১ OF ডে লিড ও BS GK 


রর লাই প্রমান কোন সে আল্লাহ নায়িল যার তোমরা 

দ্র (কারও) সম্বন্ধে করেছেন টিতে নাষকরণ করেছ ছু 
E ৬৫ ৬১ 1 শু তেরে 2% al 

৪9526) 25)1)১৮৪ শু) চি 8 Af ৮৪০ SH AS 
কিন্তু সঠিক দ্বীন এটা শুধু এছাড়া তোমরা লহ কা 
(তারই) ইবাদত কর না দিয়েছেন - 

PAE পার্টি 2 পার্ট পপ 

ES 864 (ভে ৬৯১ (৩৩১০৪ 5 lh SS 
1 ns ete (ব্যাখ্যাহল) কারালারের “সংশীদয় হে লোক অধিকাংশ 
করাবে মধ্যে একজনের ক্ষেত্রে |. 


৫ ৮ ৫ 22 প Bd 354 241 ১44৫৮ 
- 9 ৮৭ ৩ এ 05৩ অর 53) [6 251 ৫08 
| থেকে এরপর তাকে শূলে অন্যজনের (ব্যাখ্যা) আর মদ তার ত 

ভু হয়েগেছে খাবে চাড়ানো হবে ক্ষেত্রে 
Boos? 2৫৫ বানি রা 2 oe 
1 UGS 28 এ 65 GH 06 3 09585 2 Gy 2h 
তাদের দুজনের মু যে তেবেছিল (তাকে) যার (ইউসুফ) এবং তোমরা দুজনে যা বিষয়ের সু 
- মধ্যহতে পাবে সে ব্যাপারে বলল জানতে চেয়েছ সম্বন্ধে | 


৪2১ RIG ৩৬৫ 4 5158 HE ৬ on 


8 কয়েক কারাগারের জি উল্লেখ্য শয়তান ও তোমার | আমার কথা 


ছার হায় হায় হর 
ক 
ত্ৈ 
N 
bd 


যা তোমরা ও তোমাদের বাপ-দাদারা রেখে নিয়েছ। আল্লাহ তাদের জন্য কোনই সনদ নাযিল করেননি। বস্তুতঃ সর্বভৌমতের স্তর 
ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো জন্যেই নয়! তার নির্দেশ এই যে, স্বয়ং তাঁকে ছাড়া তোমরা আর কারোই দাসতৃ ও বন্দেগী করবে সতী 
না। এ-ই সঠিক ও খাঁটি জীবন-যাপনের পথ । কিন্তু অধিকাংশ লোকই জানে না।(৪১) হে কারাগারের বন্ধুরা! তোমাদের স্বপ্নের সু 
ব্যাখ্যা এই যে, তোমাদের একজন তো নিজের রব১১ (মিশরাধিপতি) কে মদ পান করাবে। আর অপরজনকে তো শুলে চড়ানো স্তর 
হবে। আর পাখী গুলি তার মস্তক ঠুকরে ঠুকরে খাবে। ফয়সালা হয়ে গেছে সেই ব্যাপারের যে বিষয়ে তোমরা জানতে চেয়েছ'”। স্বর 
(৪২) পরে তাদের মধ্যে যে মুক্তি পাবে বলে মনে করা হয়েছিল, তাকে ইউসুফ বললঃ “তোমার প্রভুর (মিশরের বাদশাহর) নিকট স্ট্ 
আমার কথা উল্লেখ করো” কিন্তু শয়তান তাকে এমন ভ্রান্তিতে ফেলল যে, সে তার প্রভুর (মিশর অধিপতির) নিকট তার উল্লেখ সর 
করা ভুলে গেল। ফলে ইউসুফ বেশ কযেক বৎসর পর্যন্ত কারাগারে আটক রয়ে গেল। | | 


| (১১)। ২৩ নং আয়াত এর সহযোগে এই আয়াত পাঠ করলে বুঝতে পারা যায় যে, হযরত ইউসুফ (আঃ) যখন বলেছিলেন আমার স্তর 
স্তর প্রভু তখন তার দ্বারা আল্লাহতাআলাকে বুঝানো হয়েছিল; এবং যখন মিশরের বাদশাহের গোলামকে বলেছিলেন যে, তুমি ভোমার স্ত্ 


ৰ প্রভুকে শরাব পান করাবে তখন তার দ্বারা মিশরের বাদশাহকে বুঝানো হয়েছিল কেন না গোলাম মিশরের বাদশাহকেই নিজের রব স্ত্রী 


ঘর প্রেভু) মনে করতো। [| 
উঃ রঃ জা রা জা রা হা রা রা রা রা রে হারা রায়ে ডা রা হা রা হা চারা রা হা] হার ভে রর হা রা রা জো (টি 


সূরা ইউসুফ-১২ ৪৯ পারা-১২ 
0 রা হা ররর ও রাজ CN জার পর রাতে রা রা হা জা ME জো হা রা ভা রা রা চর হা ON OE রর হাঃ UE রা চা জা 
Bf 2১৮ ৫74৫ utd UL পা ৩ 14 58%, 511৮7) NCH 
5525 CT ৩৩৮৮৫ BL Of Bh ৩0108 I 
দ্র শীর্শকায় সাতটি তাদের স্তুলকায় গাভী সাতটি স্বপ্নে নিশ্চয়ই রাজা বলল এবং 
মু (গাভী) খাচ্ছে দেখেছি আমি 


| | 
দ্র ৮: ৩৬০০১ ৪৫৮ PAA লহ } 1 ৫5 24 1128 5 eI ৫ 
৪৫৮20 3৮৩ ICL ep IE $ ৪১৪ GUL ALS 
El আমার ব্যাপারে আমাকে পারিষদবর্গ ওহে শুক (অন্য) এবং সবুজ শীষ সাতটি এবং 
স্বপ্নের অভিমত দাও সাতটি 
224 ৫ অপ 21৫2৫ চার 2৫১৮০ ৮০৫ 22 > 
৩০০ তি 5 ২2৬৬2 ্ €১১৪১০ ৫50] “SD 


নই এবং স্বপন অর্থহীন তারা তোমরা ব্যাখ্যা আমার তোমরা হও যদি 
পরি 


{ 


27 না বলেছিল করতে পার 85 ৫ 
> 25 তে 2. ৩ EA 2 24? 2 
৩৩৫০৬ 5 ৬৩ E Gh OF 5০ Kins 255 95১৬ 
পরে স্রণ পড়ল এবং তাদের দুজনের মুক্তি যে বলল এবং পারদর্শী স্বপ্রসমূহের ব্যাখ্যা. সম্বন্ধে 
(ইউসুফের কথা) মধ্যহতে পেয়েছিল 


১০৪ Gf ০8০৪ ০99১6 ১224 FH ভা এ 


$৬ 
br) 
৩ 


২ 


5 
ৰ ওহে (সেখানে পৌছে  তর্বে আর্মাকেতোমরা তার ব্যাখ্যা তোমাদেরকে (সেবলল) 
বলল ) ইউসুফ পাঠাও (কারাগারে) সম্বন্ধে জানাব 
wot? ১ 5৮৫1৫৩১৮৫4৫ 44514 / রা বের ৫৯৪4 
Si pr 3 ০৩৪০ 6৮৫৫ ৬৬১ SE Be 2 ৬৪৪ 
শীষ সাতটি এবং শীর্ণকায় সাতটি তাদের খাচ্ছে স্থূলকায় গাভী (এমন যে) (স্বপ্নের) আমাদের স্তর 
(গাভী) সাতটি ব্যাপারে ব্যাখ্যা দাও 


৫৮4৮ 2334/4 4 2274 517 21112 2৫ ছু 
OCHS HS ০1 4) 2 (৫ 8 HS 
জানতে পারে তারা লোকদের কাছে ফিরেযাই আমি (সাতটি) অন্য এবং সবুজ সত 
(এর ব্যাখ্যা) যাতে যাতে শুষ্ক সতেজ স্তর 
কুকু-৬ (৪৩) একদিন বাদশাহ বলল১২ঃ" আমি স্বপ্নে দেখেছি যে, সাতটি হষ্ট-পুষ্ট গাভী রয়েছে, এই গুলিকে অপর সাতটি 
শীর্ণকায় গাভী ভক্ষণ করছে, আর শষ্যের সাতটি গুচ্ছ সবুজ তাজা ও অপর সাতটি শুষ্ষ। হে দরবারের লোকেরা, আমাকে এই 
i স্বপ্নের ব্যাখ্যা বলে দাও, যদি তোমরা স্বপ্নের তাৎপর্য বুঝতে পার” (8৪) লোকেরা বলল “এ ' তো অর্থ হীন স্বপ্ন আমরা এ ধরনের 
স্বপ্নের কোনই তাৎপর্য বুঝিনা।’’ (“8৫) সেই দুজন কয়েদীর মধ্যে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল, এক দীর্ঘকাল অতিবাহিত হওয়ার পর 
এই সময় পূর্বের কথা তার সুরণ হল এবং সে বললঃ “আমি আপনাদের তার তাৎপর্য জানাব। আমাকে কিছু সময়ের জন্য রী 
& (জেলখানায় ইউসুফের নিকট) পাঠিয়েদিন।” (৪৬) সে যেয়ে বললঃ “ইউসুফ সত্যের মহাপ্রতীক১৩! সাতটি হষ্ট-পুষ্ট গাভী 
সর রয়েছে, সেই গুলিকে অপর সাতটি শীর্ণকায় গাভী খাচ্ছে। আর সাতটি শষ্যগুচ্ছ সবুজ সতেজ এবং অপর সাতটি শুক্ষ- এই স্বপ্নের 
& ব্যাখ্যা আমাকে বল। সম্ভবত আমি সেই লোকদের নিকট ফিরে যাব আর তারা জানতে পারে১৪।” i 
(১২)। মাঝে বন্দী জীবনের কয়েক বছর বাদ দিয়ে যেখান থেকে হযরত ইউসুফের (আঃ) পার্থীব উত্থান শুরু হয়েছে সেখানকার 
সংগে বর্ণনা সমূহকে যুক্ত করা হয়েছে।(১৩) আসলে সিদ্দিক শব্দ ব্যবহৃত হয়েছে। আরবী ভাষায় এই শব্দ ' সাচ্চাই* ও সত্যবাদিতার সী 
উচ্চতম পর্যায় সম্পর্কে ব্যবহৃত হয়। এই থেকে অনুমান করা যায় কারাগারে অবস্থানকালে এই ব্যক্তি হযরত ইউসুফ (আঃ)- এর | 
রি পুতঃ চরিত্র দিয়ে কতটা গভীর ভাবে প্রভাবিত হয়েছিল, এবং দীর্ঘকাল কেটে যাওয়ার পরও এই প্রভাব দৃঢ়মূল ছিল। (১৪) অর্থাৎ মু 
আপনার মূল্য ও মর্যাদা জানতে পারে এবং তার এ অনুভূতি জাগে যে কিরূপ মর্যদাবান মানুষকে তিনি কোথায় বন্ধ করে রেখেছেন 


তর এবং এভাবে আমার সেই প্রতিশ্রুতি পূর্ণ করার সুযোগ ঘটে ,যে প্রতিশ্রুতি আমি কারাগারে আপনাকে দিয়েছিলাম। H 
ভর জং জাত জা জে জা হর ভয় হার জে হয রাজ হাত ভাজে ছা হাতে জার হার ভাজ চা রাজ জার রা জর LT TTL TTA 


শব্দার্থে কুর-৪/৭-_ 


TERT 


সূরা ইউসুফ-১২ ৫০ পারা-১২ 
না রানার রা 
18 33284 ১৫2 লও পে ১৯৫১2 


41 53 ৮৩০০৮ aE Cis ৪5 OHI 0৬ ॥ 


[| ঞ 
- ৰ মধ্যে তখন তা তেমরা ফসল অতঃপর উপর্যপরি বছর সাত তোমরা চাষ (ইউসুফ) তর 
বর গুলোর তোমরারেখেদেবে কাটবে যা করবে বলল দু 
৫ হব রর রর ৫ CG 
51৩65 22 ৬১১ ১505 0৫ তি ভ৫৪৬ EIS Sn 
সব কঠিন সাত এর পরে আসবে তোমরা খাবে তাহতে সামান্য এব্যতীত স্ব 
গিলে (বছর) যা (পরিমান) 
(5 নারির সি ৩4৫4 ১914 

GV © oo E hE ৪) 32 7৩৩ (৫০04 
2 ভি 2 পারি TET -০০ (যখন) ষ্ট 
B করবে যা রা জন্যে ডান খাবে দ্বব 
- E>. ১22 2 ৫ । 
প্রি +l oA 06; 2 €903৮5% ঞ ০ $ (৬0 ৬ 2 26 ৬)১৪ 
নু 'আমার বাদশাহ (এসব শুনে) এবং; তারা ফলের তার এবং লোকদের ষ্টপাত লা হর 
ষ্টু কাছে আন বলল রস নিংড়াবে মধ্যে জন্যে হবে মধ্যে বছর রঃ 

|! 82 $057 পট PALL 
1 UG FSS TNL) 22) 0 0৯১৫) 5% 4 
El ব্যাপার অতঃপর তোমার কাছে তুমি ফিরে (ইউসুফ) দূত তার কাছে অতঃপর তাকে ষ্ঠ 
রর ৰা তাকে প্রশ্ন কর ৪৪ যাও বলল আসল যখন BE 
TA EE টু ৮ ০৪ 750) 2১08 
1 J ৪9০৫ ০৪৬১৩ 2 (১ ৩১৩৯১ এ জে 
i কি (বাদশাহ) খুব তাদের ছলনা” আমার কেটে যারা রর 
(ছিল) বলল অবহিত সম্বন্ধে রব টি ফেলেছিল নট 
ঠৰ oo 26 2. 2 I ৩৮০1 Pd ef TEA gE 
ন্ট Ld (৮ ০৬৮৪, ৩০১৪ 1০৩৩ ্ 
ঘৰ ডাব নিল হতে ইউসূফকে তোমরা যখন তোমাদের নু 
্ (আত্ম সংবরণ) ফুসলিয়ে ছিলে অবস্থা jj 


সর (৪৭) ইউসুফ বললঃ “সাতটি বৎসর ক্রমাগতভাবে তোমরা চাষাবাদ করতে থাকবে। এই সময় যেসব ফসল তোমরা কাটবে তা 
হতে অল্প অংশ যা.তোমাদের খোরাকীর জন্য প্রয়োজনীয়- বের করবে, আর বাকী গুলোকে তার গুচ্ছের মধ্যেই রেখে দাও। 
(৪৮)এর পর সাতটি বছর খুব কঠিন আসবে। এই সময়ের জন্যে তোমরা যে সব শস্য সঞ্চয় করে রাখবে, তা সবই এই কালে খেয়ে টী 
& ফেলা হবে। যদি কিছু উদ্ধৃত হয় তবে শুধু তাই যা তোমরা সংরক্ষিত করে রাখবে। (৪৯) এরপর একটি বছর আবার এমন আসবে, 
প্র যখন রহমতের বর্ষণ দিয়ে লোকদের ফরিয়াদ শুনা হবে, আর তারা ফলের রস নিংড়াবে অর্থাৎ ভোগবিলাস করবে।” 
গ্লু রুকু-৭ (৫০) বাদশাহ বললঃ “তাকে আমার নিকট নিয়ে এস।” কিন্তু বাদশার পাঠানো লোক যখন ইউসুফের নিকট পৌছল, ই 
| তখন সে বললঃ ' ' তোমার প্রভুর নিকট ফিরে যাও এবং তাকে জিজ্ঞাসা কর যে সেই মেয়েলোকদের ব্যাপারটি কি, যারা নিজেদের পু 
চু হাত কেটে ফেলেছিল। আমার রব তো তাদের এই সব কুটকৌশল সম্পর্কে ওয়াকিফহাল রয়েছেন।” (৫১) এর পর বাদশাহ সেই 
- মেয়েলোকদের জিজ্ঞাসা করলঃ “তোমরা যখন ইউসফকে ভুলাতে চেষ্টা করতেছিলে সেই সময়কার তোমাদের অভিজ্ঞতা কি?” - 
| ছু 
টু EK 


সূরা ইউসুফ-১২ ৫১ পারা-১২ 


শর কা 


Teal fh পুর ১৮৪৫ ৩০ এরি ৬ ৮ 4 ৬ ৫ রা 


এখন আধীয়ের বলল দোষ কোন তার আমরা না আল্লাহর কি মাহাত্ম্য তা 
- ০ উপর জানি বলল স্ত্ 
বা ল 4 ৫৫ চ UE 27০৫১ 
৪০:৬০ Id 2) 545 CF 2356 সা ০৯৯০৪ 
ছু সত্যবাদীদের অবশ্যই নিশ্চয়ই এবং আদ হতে তাকে আমি সত্য প্রকাশ পেল তব 
# অন্তর্ভুক্ত সে (আত্মসংবরণ) ফুসলিয়ে ছিলাম | 


৪৩৫ G4 5 BE 5 ও LES Of 9 ০১৪ 


রী কায়দা সফল ৩৫ তোর) তার আমি ন! যে জানে যেন এটা ষ্টর 


KE 
tn 
ঃ 
ৃ 


৬৮৩ 


8 ERE ৩৬৮ EX Md AA CL 
| ৫৩ sos gs ) 9] ১৪০ পি ৭) 


ন 


ৰ 


হি রব (সেটা ভিন্নকথা) করেন 


2d 3/2 রথ ৫ হত 27 4 
৩৩৫ 2201 EL OF 2% (৫ GAD ৫০০৮০ & GH 
আমাদের আজ তুমি (বাদশাহ) তার সাথে অতঃপর আমারনিজের তাকে বিশেষ ভাবে রন 
Ll বলল কথা বলল যখন জন্যে আমি গ্রহণ করব নিয়ে 
92,/ 5, পাও Z পা ডি 
৩9৮ ৮৯০ Bln ৩৮6 &৫ 2০10৬ ৬: CLS 
সুবিজ্ঞ হেফাযতকারী নিশ্চয়ই দেশের ধনভান্ডারের উপর আমাকে সেবলল বিশৃস্ত মর্যাদা 
(বিশৃ্ত রক্ষক) আমি (দায়িতের) নিযুক্ত করুন শালী 


kf 


ডি 
bd 


নৰ 
২8 & 


প্র (ইউসুফ) বললঃ”এরূপ কথার মূলে আমার উদ্দেশ্য এই ছিল যে, (আযীয) যেন জানতে পারে, আমি পর্দার আড়ালে থেকে দর 
সী বিশুসঘাতকভা করিনি, আর আসলে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের কৌশলগুলিকে আল্লাহভাআালা সাফল্যের পথে চালিত করেন সত 
প্র না। (৫৩) আমি নিজের নির্দোধিতার কথা কিছুই বলছিনা। নফস তো অন্যায় কাজে উদ্বুদ্ধ করেই। অবশ্য কারো উপর আমার রবের গর 

| রহমত যদি হয়, তাহলে অন্যকথা । আমার রব নিঃসন্দেহে বড়ই ক্ষমাশীল ও দয়াময়”। ( ৫৪) বাদশাহ বললঃ “তাকে আমার সর 
সর নিকট নিয়ে এস, আমি তাকে নিজের জন্য বিশেষ ভাবে নির্দিষ্ট করে নিব’’। ইউসুফ যখন তার সাথে কথা বার্তা বলল, তখন সে স্তর 
্রঁ বললঃ “আপনি আমাদের নিকট বড়ই সম্মান ও মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আপনার বিশু্তার প্রতি পূর্ণ আস্থা রয়েছে”। (৫৫) ইউসুফ ছু 
= “দেশের অর্থ ভান্ডার আমার নিকট সোপর্দ করুন। আমি হেফাযতকারী এবং আমি জ্ঞানও রাখি।*” রঃ 


্ রি 


উহ জর রাজ তি রা চা হা হার তে চে চরে চাও চুর হাত চু রাজা জর চার হা হজ জে হা তো জাত হে হজ জর রে EE রাজা ছাতা চটি 


সূরা ইউসুফ-১২ ৫২ পারা-১৩ 
রা রাজারা রা রে রা রে 
পেপে 22d পে. এতশত ৬৫৫ - 2১৩ ৫, পা 1)1৭ 
৪১ ৬১০ ৫৩ ৫৫ ০ ০209] (এ ho) HC ৩৩৫ £ রা 
ঢু সেচাইত যেখানে তার মধ্যে সেবসবাস (সে) দেশের মধ্যে ইউসুফকে আমরা এভাবে এবং ছু 
করত প্রতিষ্ঠিত করি 
্ ৮১৫৫ 2 পাও 22 ] AIL B33 Ed H 2 2 পা পিক পর ১ রা 
০ ৫: Fi A225 375 rH ৮ ক 
a অবশ্যই এবং সৎ্কর্মশীলদের কর্ম নষ্ট করি না এবং আমরা চাই যাকে আমাদের ধন্যকরি ছু 
আমরা 


ভি টি পা রে 2 রন পা 3 A ৮7৯৯ 
LLL EBLE 5905215৬518 ২2১ ৮৬ ৪৯১8 
ইউসূফের ভায়েরা আসল এবং ভয়করেচলত ও ঈমান (তাদের) উত্তম আখেরাতের | 
8 2 ৮ টার 

2446 A A ১5 পার্ট $ Pad EX A 2 বে রি শেপার রর 
৪৯ (6৫ ০ ০)০০১১৮০ এ 21৪০৬ ৫০ 15 
তাদের প্রস্তুত যখন এবং অপরিচিত- তার তারা অথচ অতঃপর তার অতঃপর তারা তর 
করল অজ্ঞাত সম্পর্কে (ছিল) তাদেরকে সে চিনল কাছে প্রবেশ করল ছু 
রত 2 PAA | 

৫৬৮৮৮ 


তোমাদের বাপের দিক তোমাদের ভাইকে আমার কাছে সে তাদের খাদ্য ছু 


না I 
আমি দেখ কি (অর্থাৎ বৈমাত্রেয়ভাই) থেকে রা আনবে তোমরা বলল সামগ্রী দিয়ে 


€ চি রি 5৫ Ad ৫৮ তা 
৫5056 ৮ ober HS ভা 2 ৫028 

সমাদরকারী উত্তম আমি এবং মাপ পূর্ণদেইস্টর 
যদি ১৫৪৫ Ad? 2 “রদ 7০8 
9৬858 SI IEMs AN OS 
তোমরা আমার কাছে আসবে না এবং আমার কাছে তোমাদের জন্যে মাপ ই 


- বরাদ্দ 
ছন্ এভাবে আমরা সে দেশের উপর ইউসুফের প্রতিষ্ঠা লাভ করার পথ সুগম ও প্রশস্ত করে দিলাম। লজ জাল দিনের 


বসবাস স্থান বানানো১৫ তার পূর্ণ ইখতিয়ার ছিল। বস্তুতঃ আমরা আমাদের রহমতের সাহায্যে যাকেই চাই ধন্য করে দেই। সদচারী রর 
সর লোকদের কর্মফল আমাদের নিকট কখনো নষ্ট হয় না। (৫৭) আর পরকালের কর্মফল তাদের জন্য অধিক কল্যাণময় যারা ঈমান সু 
চী এনেছে এবং আল্লাহকে ভয় করেছিল। Ll 
কুকু-৮; (৫৮) ইউসুফের ভায়েরা মিশরে আসল ও তার নিকট উপস্থিত হল১৬। সে তাদের চিনতে পারল; কিন্তু তারা তার | 
সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞাত থেকে গেল। (৫৯) পরে যখন সে তার মাল-সামান প্রস্তুত করে দিল তখন যাওয়ার সময় তাদের বললঃ 
“তোমাদের সৎভাইকে আমার নিকট নিয়ে এসো। দেখনা আমি কিভাবে পাত্র ভরে দিই, আর কি রকম মেহমানদারী রক্ষা করি।(৬০) সু 
ছু তোমরা যদি তাকে না আন তাহলে আমার নিকট তোমাদের জন্য কোন শষ্য নেই। বরং তোমরা আমার নিকটেও আসবে লা”১৭। 
৫) অর্থাৎ এখন সারা মিশর-ভুমি তার আঁধিকারে। এর প্রত্যেক জায়গাঁকে জীয়গা বলতে পারতেন। সেখানকীর কোন 
নিভৃত প্রান্তও এরূপ ছিলনা যেখানে তিনি বাধাপ্রাপ্ত হতে পারেন। হযরত ইউসুফ (আঃ) সে দেশে যে পূর্ণ আধিপত্য ও সার্বিক ক্ষমতার ছু 
সুর অধিকারী হয়েছিলেন এ হচ্ছে তারই এক বর্ণনাভংগী। প্রাচীন তফসীরকারেরাও এই আয়াতের এই ব্যাখ্যা করেছেন। যথা ইবনে ধুর 
যায়েদ এই আয়াতের এই অর্থ কবেছেন যে- “আমি ইউসুফকে মিশরের সমস্ত জিনিসের মালিক করেছিলাম”। পৃথিবীর এই অংশে তিনি রী 
যেখানে যা ইচ্ছা সেখানে তা করতে পারতেন। সে দেশ তাকে সোপর্দ করে দেয়া হয়েছিল। এমন কি যদি তিনি ফিরাউনকে তার 
নর অধীনস্ত করে নিজে তার থেকে উচ্চতর হতে চাইতেন তবে তিনি তাও করতে পারতেন। মোজাহেদের ধারণা মিশরের বাদশাহ ইউসুফ রর 
(আঃ) এর হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। (১৬)। এখানে পুনরায় অর্ন্তর্তী সাত- আট বৎসর কালের ঘটনাসমূহ বাদ দিয়ে 
ু বৰ্ণনাসুত্রকে সেইখানে যুক্ত করে দেয়া হয়েছে যেখানে থেকে বণী ইসরাঈলদের মিশরে স্থানান্তরিত হওয়ার সূচনা হয়েছে।(১৭) রর 


ঘি দূর্তিক্ষের জন্যে, মিশরে খাদ্যশস্যের উপর সরকারী নিয়ন্ত্রণ ছিল- সম্ভবতঃ সেই কারণে হযরত ইউসুফ (আঃ) এ কথা বলেছিলেন। রর 
LT TT রাজ রর রাজ রা রা চার জা হাত হর রা রা ছা রা ভার হার রা রহ হা রা ভর ভরা রা ছারা চা TT TT) 


tem রত রা 200 রে হা জড় চা ঢা চর জর রা পা] 
৫২২ 
oN 
t\ 
৬২ 
—\ 
[0 | 
ভি 
মি ৬৭ ও Cc ঠৰ 
৬৫২ 
{0 
২ € 
ছল 
খং 
CC 
৫ 
৯ 
ny 


সূরা ইউসুফ-১২ ৫৩ পারা-১৩ 
0 হা রাজা EE ভার হাঃ ভোর ঢা চার হা জার হারে রে DUE ঢায জা রা হতে হা চরে হা রা ভাজ ভাগ চা জার হয রঃ রাজ চর রে OER, 


As ৮12৬ পার্ট পৰ NE 5112৯ 
2558) 0৩ 59৯১৯ 0. 2 তা 26 317 HGR 
তোমরা তার (ইউসুফ) এবং অবশ্যই করব নিশ্চয়ই এবং তার তার আমরা শীঘ্রই তারা 


ডি ভত্যদেরকে বলল টিটি আমরা চিত ভা সম্মত করাব বলল সু 
৪ Ean ওপর পপ শপ Jet Pd AL ৩৯ 24/4 38 ১ A 38 ও পার্লার 6 ৩ 
ছু 1 এ কণ ঙ ৬৬ ৮ 
৪৮1 031 1951 12] ১০৩ ~~ 0৪০১৪ 
রশ তারা তার কাছে তারা ফিরবে যখন তাচিনতে তারা যাতে তাদের মধ্যে তাদের পন্য নু 
সম্ভবত পরিবারের পারে গাটের (মূল্য) 


ঘর 
91৮৫1 রর ৬:-৪ শা নো রতি বি PAL নিও Ed 
2৩25৩ ৩525 ৩৩৩5৩ ৮৪21 ৫৮ (05৩ ০১8 


মাপ (অর্থাৎ আমাদের নিষিদ্ধ করা হে তারা তার কাছে তারা অতঃপর ফিরে আসবে সর 


চু বরাদ) থেকে হয়েছে আমাদের আব্বা বলল পিতার ফিরেগেল যখন নু 
HEL ALAA পাঠ পে EO আর 4৫4. ৭ > 2 
৪০৩০1 S22 IOC SS 5 ৩৫৫ GET 6৫ 501 
তোমাদের আমি কি সে অবশ্যই (হব) তার নিশ্চয়ই এবং বরাদ্ধ পাই আমাদের আমাদের অতএব শি 
বিশ্বাসকরব বলল হেফাজতকারী জন্যে আমরা (পূর্ণ) ভাইকে (যেন) সাথে প্রেরণ করুন 
৫, 55৫51 ৫ 215% 2 SEAT AE ANAS < AS 
৪১ 2১৬ ১০৩ ৩ ৮ 2 উর ৯ ৪০০ ছ 
নর হেফাযতকারী উত্তম তবে ইতিপূর্বে তার ব্যাপারে তোমাদেরকে আমি যেমন এছাড়া তার ্ 
রা এটার পার্ট Be রত ভিপি ভি | টেপা ওর 97 
১৮৫ ন ৩৮৮24 পু ০ পৃ Fl Fd 2S) Lz 24 rp 4 
EGE LE 3095 me সিডি OS 5৩ Cin rt SE 
সি তদের পন্যমূল্য তারা পেল তাদেরমাল তারা যখন এবং দয়াশীলদের শ্রেষ্ঠ তিনিই এবং 
সু বা (7 (মধ্যে), দয়াল্‌ নু 
পা ৩ 2৮৫ ৫ . ১৬১০৪ Ltd 5. ৪ 24 >» 
le S53 ৬৩৩০৪ ৩৩৮০ ৩ 6৮৩ ১5৮৮ ৩৪) 
ও আমাদের ফেরত দেয়া আমাদের এইযে চাই 


কি হে আমাদের তারা তাদের চরহ দে 
ছু আমরা আব্বা বলল প্রতি ্ 
" (৬১) তারা বললঃ আমরা চেষ্টা করব, যেন পিতা তাকে পাঠাতে রাযী হন৷ আমরা তা করবই। (৬২) ইউসুফ তার ভূত্যদেরকে ছু 
ঘ ইংগিত করল যে, এরা শস্যের বিনিময়ে যে অর্থ দিয়েছে তা গোপনে তাদের মাল-সামানের মধ্যেই রেখে দাও। ইউসুফ তা এই 
্র আশায় করল যে, বাড়ীতে পৌছে নিজেদের ফিরে পাওয়া অর্থ তারা চিনতে পারবে (বা এই বদন্যতার জন্য কৃতজ্ঞ হবে) এবং সে ছু 
প্র কারণে ফিরে আশাও আশ্চর্যের কিছু নয়। (৬৩) তারা যখন তাদের পিতার নিকট ফিরে আসল তখন বললঃ”“আব্বাজান আগামীতে সু 
আমাদের খাদ্যশস্য দিতে অস্বীকার করা হয়েছে। কাজেই আমাদের ভাইকে আমাদের সংগে পাঠিয়ে দিন, যেন আমরা শস্য নিয়ে 
তর আসতে পারি। আর আমরাই তার হিফাযতের ঘিম্মাদার।” (৬৪) পিতা জবাব দিলেনঃ'* তার ব্যাপারেও আমি তোমাদের উপর সু 
সর তেমনই বিশ্বাসকবর যেরূপ ইতিপূবে তার ভাই সম্পর্কে করেছিলাম। আল্লাহই প্রকৃত ও উত্তম সংরক্ষক তিনি সবচেয়ে বেশী 
EB অনুত্হকারী।” (৬৫) পরে যখন তারা নিজেদের সামান খুলল তখন দেখল যে, তাদের পন্য-মূল্যও তাদেরকে ফেরত দেয়া হয়েছে। 
সর এ দেখে তারা চীৎকার করে উঠল$ “হে পিতা আমাদের আর কি চাই! এই দেখুন, আমাদের অর্থও আমাদের ফেরৎ দেয়া হয়েছে। সন 


সর খাদাশষ্য নেয়ার জন্যে এ , কিন্তু সম্ভবত তারা পতা ও একাদশতম ভাই এর অংশও : 

| হযরত ইউসুফ সম্ভবতঃ তাদের এই প্রার্থনা শুনে বলেছিলেন যে, - তোমাদের পিতার না আসার যুক্তিসংগত কারণ থাকতে পারে বর 
কেননা, তিনি বৃদ্ধ ও অন্ধ, কিন্ত তোমাদের ভায়ের- না আসার কি যুক্তি থাকতে পারে? যা হোক এবার তো আমি তোমাদের এ কথায় সুন 
প্র বিশ্বাস করে তোমাদের পুরাপুরিভ্যবে শস্য দিয়ে দিচ্ছি, কিন্তু আগামীতে যদি তোমরা তাকে সংগে না আন তবে তোমাদের প্রতি আস্থা | 
El হাপন করা যাবে না এবং তোমরা এখান থেকে কোন শস্য পাবে না। [| 
Ch ns রা হার হজ জর হার হারা হজে রা রা রা হা হার ঢা রা আর NS ME হর En চার হা! EN চে রাজা চারা চার হা হি ছু (টি 


সূরা ইউসুফ-১২ ৫৪ পারা-১৩ 
আজ আল আজ রাকা 


27 পত্রে ০০১৫৫ ANIA 4454 টি রি 
ই ০৫ )১১১3 ১8 6: 3 13) 2 ৮৬ 128০6 5 (৫21 টি 
ষ্টু পরিমাপ এ এক পরিমাণ অতিরিক্ত ও আমদের আম জলত ক অল অনা ল্য এব 
র বরাদ্ধ উটের (বরাদ্দ) আনব আমরা ভাইকে পরিবারকে এনেদেব - 


না নামে দিবে না সাথে পাঠাব না " 
ছু A ০৬ 2232227 2521! (৫4৫ ৫ ৩ {8 5 
ই ১ 21 0G BL 57 CS ES ২০8] 2৪ 
যা উপর (ইয়াকুব) তাদের তাকে দিল অতঃপর ঠিক যা ০ যদি তবে তাকে ছু 
সু (ভরসা) বলল প্রতিশ্রুতি যখন করাহয় (সেটা ভিন্নকথা) ্ 
| EF | 
০ 9৫4৫6১০১0১2 24% Gert Ld ee 
॥ ৩৯ 54 02৩৩ 3 a 06 5০ ০১০৪ 08 
টু একটা দরজা দিয়ে ১০৮ না হে আমার সেবলল এবং তিনিই আমরা নু 
ছেলেরা কর্মবিধায়ক বলছি 

৪: 2 6 1১254628০0৫ oa LE) SE 
802 40 6 & 5 ৮ 28 ১52৮1 ৩ 19২৯১ 5 
চু কোন আল্লাহ থেকে 088 এবং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে তারা 
টু জন্যে আসব প্রবেশ কর ঢু 

(৫416 ০৫552 বদ ১১2 [ ১ ছু 
LER 2 EG ৪6 ভি 2 AA ৬) ১৮৩০ 
টি ভরষা করা তারই এবং আমি ভরষা তারই আল্লাহ এছাড়া নির্দেশ দেয়ার নাই কিছুই ছু 
টু উচিত উপর করছি উপর ক্ষমতা নু 
E ETE AE ৮৫৮ রণ রর ৫9, Hl 
ঢু ৮ ঠা af ৬৯৯ 52 25 এ £ 9 | 
| তাদের তাদের নির্দেশ যেভাবে তারা প্রবেশ যখন এবং ভরষাকারীদের টু 
| পিতা দিয়েছিল করল | 


এখন আমরা যাব ও নিজেদের পরিবার পরিজনদের জন্য রসদ নিয়ে আসব। আমাদের ভায়ের হেফাযতও করব। আর এক উট 
মর বোঝাই মাল আরো বেশী নিয়ে আসব। এত পরিমাণ বেশী শষ্য অতি সহজেই লাভ করা যাবে!” (৬৬)তাদের পিতা বললঃ “আমি স্টর 
প্র তাকে কিছুতেই তোমাদের সাথে পাঠব না যতক্ষণ না তোমরা আল্লাহর নামে আমাকে এই প্রতিশ্রুতি দেবে যে, তাকে তোমরা অবশ্যই রী 
প্র আমার নিকট ফিরিয়ে নিয়ে আসবে। অবশ্য তোমাদেরকে ঘিরে ফেলা হলে অন্যকথা।” যখন তারা প্রত্যেকেই নিজের নিজের 
প্রতিশ্রুতি তাকে দিল, তখন সে বললঃ “দেখ আল্লাহ আমাদের এই কথার নেগাহবান।” (৬৭) পরে সে বললঃ “হে আমার ছেলেরা, সু 
সু মিশরের রাজধানীতে তোমরা সকলেই এক দার পথে প্রবেশ করবে না ১৮। বরং ভিন্ন ভিন্ন দুয়ার দিয়ে প্রবেশ করবে৷ কিন্তু আমি সী 
প্র আল্লাহর ইচ্ছা হতে তোমাদের বাচাতে পারব না। তীর হুকুম ব্যতীত আর কারো হুকুম চলেনা। তারই উপর আমি ভরসা করছি। আর্ত 
মী ভরসা যদি কারো উপর করতে হয়, তবে তাঁরই উপর করা উচিত।” (৬৮) আর ঘটনাও ঘটিল সেরূপ- তারা যখন তাদের পিতার ুঁ 
নির্দেশ অনুসারে শহরে (বিভিন্ন) দ্বার পথে প্রবেশ করল, 


(১৮)। সম্ভবত হযরত ইয়াকুব (আঃ) আশংকা করেছিলেন যে, এই দুর্ভিক্ষের সময় যদি একসংগে জোটবদ্ধ হয়ে মিশরে প্রবেশ 


করে তবে হয়তো তাদের প্রতি সন্দেহ করা হতে পারে এবং ধারনা করা হতে পারে যে তারা লুট-পাটের উদ্দেশ্যে এসেছে yl 
টি 


উই হার হার হছে ডিও রা জজ ওহ WE হি হার ওর LOE চর হা তত ME MBE গে EES R28 হত Om EE 3৩: ওর সি রত LEN EE EA ভি 


সূরা ইউসুফ-১২ ৫৫ পারা-১৩ 
কেন ডো 


৪০১০ ELLE SL 556 52 9) 03 28০ GE LE 


- মনের মধ্যে ডি এ ব্যতীত কিছুই কোন আল্লাহ হতে তাদের কাজে আসল নাট 
(ছিল) যে জন্যে | 
[| 3, dB) পা না এশ A Pd ed “22H 
1 st BH 595 2206 তু EIN HL SACS ৩৪ 
প্র লোক অধিকাংশ কিন্তু তাকে আমরা অবশ্যই সে এবং যাসেদুর ইয়াকুবের সি 
- চি যা  জ্ঞানবান (ছিল) নিশ্চই করেছিল = 
/ ৪ ছি পাওএপ্ A পে 
॥ 0005৩) ০2 ০ 3 AES ত৫ 290১৮ Sa 
লা তার তার সে আশ্রয় ও কাছে তারা প্রবেশ যখন এবং তারা জ্ঞান নাস 
রর বলল তাইকে কাছে দিল করল রাখে = 
৫44 A ৩৩ ০৮১৯৮ 0৩ ALA ১৪ রর প্রি 
৩০) SY CHE) ০৮০৮ 55 ৩% 0 318 
ঘর অতঃপর তারা কাজ করতেছিল এসম্বন্ধে আফসোস সুতরাং রা আমি আমি | 
ই যখন যা করো না (ইউসুফ) নিশ্চয়ই ভু 
RIE পুর ৫১১৮৫১12৩১১ Lond / ৫১০৫৫ ছু 
02% ০১1 +5 4৩৮ ০১০ 22081 ০৯৯ (85 রঃ 
দ্র এক ঘোষণা এরপর ঠা গাটের মধ্যে (নিজের) সে রেখে তাদের খাদ্য তাদেরকে সেট 
শি দিল পানপাত্র দিল সামগ্রীসহ ১০ 
পর ১০১2৫ 17৫ ১ ১৭ / চি 14 ৫ 
(53৩321501৫6 1331 2189 48১ 2৩) ৫ £ 
[| তোমরা কি তাদের 2 এবং তারা চোর অবশ্যই ie ওহে ছু 
ll হারিয়েছ দিকে এল বলল | 


৯১৯২২১১২২২২ 
সরু তখন তার এই সতর্কতামূলক ব্যবস্থাপনা আল্লাহর ইচ্ছার মুকাবিলায় কোন কাজেই আসল না। ইয়াকুবের দিলে একটা খটকা ছিল গ্ত্ 
ভন তা দূর করার জন্য নিজের সামর্থানুসারে চেষ্টা করছিল। নিঃসন্দেহে সে আমাদের দেয়া শিক্ষার ফলেই জ্ঞানবান ছিল। কিন্ত দুলু 
ছু অধিকাংশ লোক প্রকৃত ব্যাপার জানেই না। # 
সর রুকু-৯ (৬৯) এই লোকেরা ইউসুফের সমীপে উপস্থিত হলে সে তার ভাইকে নিজের নিকট আলাদাভাবে ডেকে নিল এবং তাকে স্তর 
তর বলে দিল যে, আমি তোমার সেই ভাই (যে হারিয়ে গিয়েছিল)। এখন তুমি সে সব বিষয়ে আর দুঃখ করোনা যা এরা আজ পর্যন্ত স্ব 
করেছে ১৯। (৭০) যখন ইউসুফ এই ভাইদের সামগ্রী বোঝাই করছিল তখন সে তার ভায়ের দ্রব্যাদির মধ্যে নিজের পান পাটি দু 
রেখে দিল। পরে একজন ঘোষণাকারী ঘোষণা করে বললঃ“ হে কাফেলার লোকেরা! 'তোমরা তো চোর।” (৭১) তারা তাদের স্তর 
দিকে ফিরে জিজ্ঞাসা করলঃ““তোমাদের কি জিনিস হারিয়েছে" 


g 
খু (১৯)। এই সাক্ষাতের সময় সম্ভবতঃ বিন ইয়ামীন হযরত ইউসুফ (আঃ) কে শুনিয়েছিলেন সৎভাইয়েরা তার অনুপস্থিতিতে তার শল 
টল উপর কি কি দুর্ব্যবহার করেছিল, এবং তা শুনে হযরত ইউসুফ ভাইকে সান্তনা দিয়ে থাকবেন যে এখন তুমি আমার কাছেই থাকবে। সত 

এঁ যালেমদের কবজায় আমি তোমাকে আর দ্বিতীয়বার যেতে দেবোনা এও সম্ভব হতে পারে এই সুযোগে দুই ভায়ের মধ্যে এ কথাও ধন 
| হির হয়েছিল কি কৌশল অবলম্বনে বিন-ইয়ামীনকে যেতে না দিয়ে মিশরে রেখে দেয়া হবে এবং হযরত ইউসুফ (আঃ) বিচক্ষণতার ছু 
সুন খাতিরে যে বিষয়টি আপাতঃ গোপন রাখতে চাচ্ছিলেন তাও গোপন থেকে যাবে। ্ 


সূরা ইউসুফ-১২ ৫৬ পারা-১৩ 
পা হা রর রাজ রা হা রাঃ রাজ চে রা তাজ রা হা জোর ডালে রর রি ঢা হা! জর হা ভাজে BOG রর ভে জে জর ER ঢা Ry 
| AZ A Ad 2/) / Avs 2.24 AE 
845615 25402 SE ০55 ৮ ৪৮৮ ৩৩৪ ৩৪ 
৯ এ আমি এবং এক বোঝা তাএনেদিবে যে কেউ এবং বাদশাহর পেয়ালা আমরা তারা ঘুর 


ভু সম্বন্ধে উটের পরিমাণ (সে খাদ্য পাবে) হারিয়েছি বলল ঘর 
৫12 ETA 92 


১৭ 5 ৩১) ৩৩৪ ৩ 2৮ OH DME HE 015১8 
আমরা 


করার জন্যে এসেছি জেনেছ (যে) শপথ বলল 
শি নি ৩ এপি ১ LINES পির iG লি পনুন্ধ LCase 
HE © ৫৪৬ RS 9) 551১2 1৬ ©8232" ১5 ৩০2 
তারা মিথ্যাবাদী তোমরা যদি তার শান্তি অতঃপর তারা চোর আমরা নই এবং 
বলল হও কি বলল 
পাও 2 cote পা 


ANE ) Ask 2 AS ( 
Gj EULT . HS 02 4৮৯০ 0 ৩৯১ ০ 84 
প্রতিদান দেই এভাবে তার অতঃপর তার গাটের মধ্যে পাওয়া যার তার শাস্তি 


আমরা বদলা হবে সেই যাবে 
2 


৯০৮৮৪ 5) রকি ০০শ 5% ২ ০, (বু ৮511 
১2 ৫৯১৯৩ ad ঠা! ৮ 2 ০ ১৪১০১ 1৬০, © Li 
হতে তাসেবেরকরল এর তার থলের পূর্বে তাদের থলেগুলোর অতঃপর(€তেল্লাসী) যালেমদেরকে 
পর ভায়ের শুরু করল 
> 329 SAA L227 nd £225 {2 Ale 4 EE 
2১২১ 5৬ ৩৬৪ LE Urn ৩৬৩৫৯ 9৬১ 
আইনে তার ধরে রাখা শোভাপেত না ইউসুফের আমরা এভাবে তার থলে 
ভাইকে জন্যে কৌশল করি ভায়ের 
€ ৩৫০) পর্ত 265% 24 কু সৰ্বে ৫ 
৮৫৮৪১ ৩০ ভন্টি৬১ ১2১) 2৫ ৩ 5) AU 
ইচ্ছে কার যাকে মর্যাদা অমরা আল্লাহ ইচ্ছে যদি তবে বাদশাহর 


গত হি! EG হি জা হার CNG হে eg EEE ভার হি GS ভিত রাতে BE জর ES BRE ভা SED MoD 
a 
হয়া জা NE জা ভা হায় রা জোর হা হি! চা জা হা MU হেত GN ছা EES হের ভা হে হয হজ 


(৭২) সরকারী কর্মচারীরা বললঃ“‘বাদশার পানি পান করার পাত্র পাচ্ছিনা। (আর তাদের জমাদার বলল) যে ব্যক্তি তা এনে দিবে 
তাকে এক উট বোঝাই মাল পুরক্ষার দেয়া হবে, আমি তার দায়িতু নিচ্ছি।”* (৭৩) এই ভায়েরা বললঃ “আল্লাহর শপথ, তোমরা 
খুব ভালো করে জান যে, আমরা এই দেশে অশাস্তি সৃষ্টি করতে আসেনি। আর আমরা চোরও নই।” (৭৪) তারা বললঃ “তোমাদের 
কথা যদি মিথ্যা প্রামানিত হয় তাহলে চোরের কি শাস্তি হবে?”*(৭৫) তারা বললঃ “সে শাস্তি পাবে যার মালের মধ্যে এই জিনিসটি ট্রি 
পাওয়া যাবে, তাকেই নিজের শাস্তির দরুন ধরে রাখা হবে। আমাদের নিকট এই ধরনের যালেমদের শাস্তি দেয়ার এই নিয়ম।” 

(৭৬) তখন ইউসুফ নিজের তায়ের পূর্বে অন্যান্য ভাইদের মাল গু লোর তালাশ শুরু করল। পরে তার ভায়ের মাল হতে হারানো 

্ জিনিসটি বের করল, এভাবে আমরা আমাদের ব্যবস্থাপনায় ইউসুফকে সাহায্য করলাম। বাদশার দ্বীনে (অর্থাৎ মিশরের রাজকীয় 
i আইনে) নিজের ভাইকে ধরে রাখা তার জন্য শোভনীয় ছিল না, অবশ্য যদি আল্লাহই তা চান সে কথা স্বতন্ত্র ২০। আমরা যার মর্যাদা 

উচ্চ করতে চাই, উচ্চ করে দিই। i 
(২০) সাধারণতঃ এই আয়াতের তর্জমা এরূপ করা হয়ে থাকে যে, ইউসুফ (আঠ) বাদশাহের আইন অনুযায়ী নিজের ভাইকে আটক 
মু করতে পারতেন না, কিন্তু এ অর্থ গ্রহণ করলে কথা সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়ে। বাদশাহের আইনে চোরকে আটক করতে না পারার কি 


| কারণ থাকতে পারে? পৃথিবীতে কখনো এরূপ কোন রাজতৃ কি বর্তমান ছিল যার আইন চোরকে গ্রেফতার করার অনুমতি যা 


সূরা ইডসুফ-১২ ৫৭ পারা-১৩. 


5 হত WE ESS হয চর U2] রর রা হাহ রা রা চারে রা রা চো হা রাত রা রে হারে রা রা রা 134 ডা রাজার রা 
2 2 ৪৫4 


€442 রা রা বি 
পি ৪৬৯ ৬৬ ১০ ৬) ঠা 92৫ ঠ5$১ & 6% ১ 
তার ভাই ও চুরি করেছে তবে সেচুরকরে যদি তারা একজন জ্ঞানবানের (তাদের) উপরে এবং 
(আশ্চযনয়) Ls বলল মহাজ্ঞানী (আছেন) প্রত্যেক 
A 284 ৫:৩৪ 5 Vd 2% ৩৬ BAD ৩2 / ৫ 78565: 
এ ৬১০৪ ১ পি ও ৮৯ ৮2৫৩ ০০৩ 35 
সে তাদের কাছে তাপ্রকাশকরল না এবং তার মধ্যে ইউসুফ তা- অতঃপর ইতিপূর্বে 
বলল রর | মিজের পোগন রাখল 
পর্ণ 1716 Ask 2 227 ৯৬ LAL G4 2 
EG IETS ৩ ef এ] 5 CEES A 
হে. তারা তোমরা বর্ণনা এ সম্বন্ধে খুব অবহিত আল্লাহই এবং অবস্থার খারাব 
৮114 টি 2 22 0104৫24 ৪8 
এ ক; ক ৰ 
চি আপনাকে নিশ্চয়ই তার আমাদের অতএব য় 
রর দেখছি আমরা জায়গায় একজনকে ধরে রাখুন আছে 
22102221725 পর 4৫) পাক 24 ৬ AK 2 2৪2৫৫ 
SEES GIG ৫৮ 8) OST Of shi 4৫ 06০ issih 028 


আমাদের আমরা পেয়েছি যাকে এছাড়া ধরব যে আল্লাহর পানাহ সে বলল মহানুভবদের অন্তৰ্ভুক্ত | 


UTS 
বব 


C\ 


bd 


৮8 


র্€ 


j 
9 
ৰু 
a 
8 
i 


রী সামগ্রী আমরা € AEP He £ পপ পপ 7/2. | ছু 
্ ০ ০১৮১৮ 151 (৮5 ৩৬৪৪( 
অবশ্যই তখন নিশ্চয়ই তার ঘর" 
¥ যালেমদের(অন্তর্ভূক্ত) (হব) আমার কাছে স্তর 


কথা নয়। ইতিপূর্বে তার ভাই ও(ইউসুফ) চুরি করেছে ”" | ইউসুফ তাদের এই কথা শুনে হজম করল, প্রকৃত ব্যাপার তাদের সামনে 

প্রকাশ করল না। শুধু (নিঃশব্দে) বললঃ “তোমরা তো বড়ই খারাব লোক (আমার মুখের উপর আমার সম্পর্কে) যে অভিযোগ রী 
Hl তোমরা করছ, আল্লাহ প্রকৃত রহস্য সম্পর্কে খুব ভালোভাবে জানেন।” (৭৮) তারা বলল $ (হে ক্ষমতাশালী সম্মানিত)““আবীয-১ ঘুর 
এর পিতা বড়ই বয়োঃ বৃদ্ধ মানুষ। তার পরিবর্তে আপনি আমাদের একজনকে রেখে দিন। আমরা তো আপনাকে বড়ই নির্মল-চিত্ ঘর 
মু লোক দেখছি।” (৭৯) ইউসুফ বললঃ““আল্লাহর পানাহ! অপর কোন ব্যক্তিকে আমরা কিরূপে রাখতে পারি! আমরা যার নিকট মাল 
টু পেয়েছি২২, তাকে ছেড়ে দিয়ে অন্য একজনকে ধরে রাখলে তো আমরা যালেম হয়ে পড়ঘ।” i 


সুতরাং সঠিক কথা হচ্ছে আল্লাহর নবী হযরত ইউসুফের পক্ষে এ কথা শোভা পায় না যে তিনি বাদশাহের কানুন অনুযায়ী কাজ ছু 
করবেন। সে জন্যে হযরত ইউসুফ ভাইদের কাছে তাদের ওখানকার আইন কি তা জিজ্ঞাসা করেছিলেন এবং ইবরাহীমী শরিয়ত 
অনুযায়ী নিজের ভইকে আটক করেছিলেন। (২১) এখানে ইউসুফ (আঃ) এর প্রতি 'আবীয' শব্দ প্রযুক্ত হওয়ার কারণেই তফসীরকারেরা রশ 
অনুমান করেছেন যে, -ইতিপূর্বেই যোলায়খার স্বামী যে পদে অধিষ্ঠিত ছিল হযরত ইউসুফ সেই পদেই নিযুক্ত হয়েছিলেন। বিস্ত নং 
ৰ টীকাতে আমি এ কথা পরিষ্কার রুপে ব্যাখ্যা করেছি,যে এটা মিশরে কোন বিশেষ পদের নাম ছিল না বরং ক্ষমতার অধিকারী’ এই মু 
অর্থ শব্দটি ব্যবহৃত হতো (২২) এখানে অবলম্থিত সতর্কতার প্রতি লক্ষ্যনীয়- ' চোর * বলা হচ্ছে না, বরং এই বলা হয়েছে যে- 'যার রশ 
খর কাছে আমার নিজের মাল পেয়েছি শরীয়তের পরিভাষায় একেই তাওকিয়া বলে। অর্থাৎ আসল তত্ত্বের উপর পর্দা ঢাকা বা প্রকৃত 
ঘটনাকে গোপন করা বান্তবে ঘটেনি এমন কথা বলা ছাড়া বা অসত্য কোন কৌশল অবলযন করা ছাড়া যখন কোন অত্যাচারিতকে ছু 
মল অভ্যাচারীর হাত থেকে বাচানোর বা কোন বৃহত্তর যুলুমকে নিবারণ করার অন্য কোন উপায় না থাকে- তবে সেই অবস্থায় একজন দু 
তর পরহ্যেগার লোক সুস্পষ্ট মিথ্যা বলতে সংকচ করে এরুপ কথা বলতে বা এরুপ তদ্বির করার চেষ্টা করবে যাতে প্রকৃত 
ঘটনাকে গুপ্ত রেখে অন্যায়ের প্রতিকার করা যায় । লক্ষ্যনীয় সমস্ত ব্যাপারটিতে হ্যরত ইউসুফ (আঃ) কিরুপে বৈধ 
তাওকিয়ার শর্ত পুরণ করেছেন। ভাই এর অনুমোদন নিয়ে তার জিনিসের মধ্যে শিকপাল রেখে 'দিয়েছিলেল, লি ক্ষচীদেরকে ই 
ভিন একথা বলেননি যে, এর উপর তোমরা চুরির অপবাদ আরোপ কর।অতঃপর যখন সরকারী কর্মচারীরা চুরির অভিযোগে শি 
ছু তুর হজ চয় হয সুত হাঃ হও ভার হা চয হা হত হার হত হে মাহ রঃ হর ঢায রা হার হা ছা হর চা চা হেয় চা চাটা 


শব্দার্থে কুর-8/৮-_ 


সূরা ইউসুফ-১২ ৫৮ পারা-১৩ 


যে রি তাদের মে ৯ রা রি bl সর অভ 


|| 

| | 

এ চর 24, 2 ক Ea £1 
By (৫০৩৫ 9 4 A 2 ৫ ৩ ১৮18 
|| 

| | 


তোমরা কি ইতিপূর্বে এবং আল্লাহ্‌র HE LE 


করেছ 
৪21৮4 6 BON ৫৬০৬৭ 42 Le রি 


io রন 9৩2৫ 5 2৫. পাচ রত > 
এ) ০0015 2৫ এ) 9152 7১৯52 ? 3 
প্রনিশ্যই হে অতঃপর তোমাদের ৮৮ সালাকর্ীদের 87৬ 
আমাদেরআব্বা তোমরা বল পিতার 


2 অনি) 
৪০০১৬০৩৯৮১৫ YS fA 3৮০ ১৬৪8 


- লে আমা না অ হস এ sa - না এবং 6 শা 
লু ৮ ব্যাপারে ছিলাম যা ছাড়া সাক্ষ্য . - 
Ale 01৫12 5 2 (2 ৫1 ১০৯ > 
5,৫১৫ পু: 2৩৪৪ ৫2 29 5728 
Pd যার সাথে আমরা সে হি তার আমরা যে জনপদের জিন্দাসা এ 
- এসেছি (কাফেলার) মধ্যে ছিলাম (জনপদে) অধিবাসীদের করুন 


lh 


93d Gr VIL 2 21 € 5 
- rd গুড ye 17৭1 ১ রে ৩৫৪ ॥ 002 09 ৫১৫১৯ 2: 
প্র উত্ত অতএব একাজ তোমাদের নফস তোমাদের রি বরং (ইয়াকুব) 
- ধৈর্যই (অর্থাৎ প্রবৃত্ত জন্যে দিয়েছে বলল 
ঘ নব ১০ (০) তারা যখন ইউসুফের নিকট হতে না হয়ে সোল তখন এক কোনায় বলে নিজেদের মধ্যে পরম করতে 
সুর লাগল। তাদের মধ্যে যে সবচেয়ে বড় ছিল সে বললঃ ‘তোমরা জান যে, তোমাদের পিতা তোমাদের নিকট হতে আল্লাহর নামে 
ওয়াদা ও প্রতিশ্রুতি নিয়েছেন। আর ইতিপূর্বে ইউসুফের ব্যাপারে তোমরা যে অন্যায় করেছ তাও তোমাদের জানা আছে। আমি তো 
এখান হতে কখনই যাব না যতক্ষণ আমার পিতা আমাকে অনুমতি না দিবেন কিংবা আল্লাহতা’ আলা আমার জন্য কোন ফয়সালা না 
করেন, কেননা তিনিই সর্বাপেক্ষা উত্তম ফয়সালাকারী। (৮১) তোমরা যেয়ে তোমাদের পিতার নিকট বল যে, আব্বাজান! আপনার 
ছেলে চুরি করেছিল। আমরা তাকে চুরি করতে দেখিনি। আমাদের যা জানা আছে আমরা তাই বলছি। গায়েবে লক্ষ্য করার তো 
তর আমাদের কোন ক্ষমতা ছিল না। (৮২) আপনি সেই বসতির লোকদের নিকট জিজ্ঞাসা করুন যেখানে আমরা ছিলাম। সেই কাফেলার 
সুর নিকট -জিজ্ঞাসা করুন যাদের সাথে আমরা এসেছি। আমরা ঠিক সত্য কথাই বলছি।” (৮৩) পিতা এই কাহিনী শুনে বললেনঃ 
“আসলে তোমাদের নফর্স (প্রবৃত্ত) তোমাদের জন্য আর একটি বড় কাজকে সহজ বানিয়ে দিয়েছে ২৩। যাই হোক, এতেও সবরই 
করব. আর উত্তমভার্ধেই করব।” 

তাদেরকে গ্রেফতার করে এলো তখন গ্রহণ করলেন। তার পর যখন ভায়েরা বললো যে 
সি ইয়ামীনের সবলে আমাদের মধ্যে কাউকে আটকে রাখুন তখন তাদেরই কথা দিয়ে তিনি তাদের জবাব দিলেন যে,- তোমাদের 
| নিজেদের রায়তো এই ছিল যে, যার জিনিসপত্র থেকে মাল পাওয়া যাবে তাকেই আটক করা হোক। এখন তোমাদেরই সামনে বিন 
চু ইয়ানীনের মালের মধ্যে থেকেই আমার জিনিস পাওয়া গেছে। তাই আমি তাকেই আটক রাখছি, অন্যকে তার পরিবর্তে কেমন করে 


রী রাখতে পারিঃ(২৩)। অর্থাৎ আমার সেই পুত্র সম্বন্ধে যার সৎ চরিত্র সম্পর্কে আমি খুব ভালভাবেই জানি, তোমাদের এই ধারণা 
বশে পক শশা 


1 
Te 


সূরা ইউসুফ-১২ ৫৯ পারা-১৩ 
LE LONE Ee Lo CEI 


॥ ৩7 ডা 28 45) ১৫০9 GGL Uf 4h ০০৩ 


কতা ও hat dad 


Salting. LR Sed বি পন পি শা চি 


রর 


এ 
৬ 
\ 


¢ 


a 


: 
2126 2 C2 পর ১৩ » পর্ব ৮৩ শি পু ৫ 
হার 02400 £ ৪4৫ 58 
তাদের 
[| 
i 


২8২. 
রঃ 
3 


| | 

ঘৰ 

] 

|| 

লি ভি এ দিল এ মুখ এবং 
রঃ দুচোখ হয়েগেল থেকে _ ফিরাল 
| 

[J 

| 

|| 


৩০০৪৩ 8০2 IIS (6 liso eb Ga 


রায় নু 7 হেয়েগেল) স্ন 

৬ 2৯ 279 KL 2 Aral 5৫ 
2014) 3১০৫ জা ও ০৪৩৫ 102 OFF HE 
BE আল্লাহর কাছে আমার ও নিবেদন নন বত অন্তর্ভূক্ত হবেন অথব সব 
রশ শোক i es Sl বলল কারীদের আপনি টু 
পু 53৫ এ 22 AAA ১৩: Ler} A 224 ১ রে P24 তো 
১১ ৩০1১০ 19৯১1 (9৯০১০ (৩ 4h dU! ou পেত 8 
রী ইটসুফকে £পর তোমরা তোমরা হে আমার তোমরা না টা 
শে 55 যাও ছেলেরা < টি রে CE 
BA 75650606561 401 235 C2 LLG 3 এসো 28 
০ ৫ না এবং এ 


সর র্‌ 

215 242 EC BE 46 HES ০০ 25072 5) 
দ্র আমাদের 5 আযীয হে i ত অ পণ অতপর কালের দা এ 
প্র পরিবারেরও 


৪, SS 3 0৩৫ ৫ ০৪ 75570 ৫5 ৫৯ ১ 5 tht 


প্র আমাদের দান করুন এবং মাপ আমাদেরকে অতএব € তুচ্ছ ছা আমর্ব রে বিপদ | 


(অর্থাৎ বরাদ্ধ) - পরিমান এনেছি 
চট অসন্তৰ কিছু নয় মে; আহ ভাদের একে উর কাছে এনে দেবেন। ভিন সবকিছু জানেন এক ভর সব কই সহাসত্য ত 


হেকমতের উপর প্রতিষ্টিত।(৮৪)পরে তিনি তাদের দিক হতে মুখ ফিরিয়ে বসলেন এবং বলতে লাগলেনঃ হায় ইউসুফ! তিনি বিষাদ সু 
ূর্ণহচ্ছিলেন এবং শোকের কারনে তার চোখ সাদা হয়ে পড়ল । (৮৫) ছেলেরা বললঃ " আল্লাহর কসম, আপনি তো কেবল ইউসুফের শু 
স্বরণেই ক্ষয়িত হচ্ছেন। অবস্থা এরূপ হয়েছে যে, তার চিন্তায় আপনি নিজেকে জর্জরিত করবেন অথবা নিজের জীবন ধংস করে সু 
নু ফ্লেবেন। (৮৬) তিনি বললেনঃ ' আমি আমার দুঃখ ও ব্যাথার ফরিয়াদ আল্লাহ ছাড়া আর কারো নিকট করছি না। আর আল্লাহর 
্ নিকট হতে যে. জ্ঞান আমার আছে, তা তোমাদের জানা নেই। (৮৭) হে আমার ছেলেরা, তোমরা গিয়ে ইউসুফের এবং তার ভায়ের সর 
সা রা 2 রাত ৮৮) এরা যখন মিশরে সু 
ত্র গিযে ইউসুফের দরবারে উপস্থিত হল তখন তারা আবেদন করলঃ হে আযিয! আমরা ও আমাদের পরিবারবর্গ বড়ই বিপদে পতিত সু 
URNA ক সাহ হক আমাদেরকে খয়রাত ছু 
22 
- করে নেয়া খুবই সহজ হলো যে, সে একটি পিয়ালা চুরি করতে পারে। এর পূর্বে তোমাদের নিজেদের এক ভাইকে জেনে শুনে কুয়ায় ছু 
৪৬ FADER ALN A Ese KB Halo LER ALD LEAR LL 


= 


সূরা ইউসুফ-১২ ৬০ পারা-১৩ 


WE EE EE হা OE জাত জা হত PK BE HED হতে হয ভা CS EI তা ভিত SR ভা চাও ই হে তো I রে তে রা হট ছা জে Ry 
০ ৯1৫৭ পি 


রা 42329 2 Lod Ed পা পর S32 AL 2d AY রে ্ 
॥ 525১0 (৫ 2৮৮ ০03০ ij 20 Ol 
সাথে করেছ কর লা) ট্রি দেন রঃ 
22523 ATL BABII ৮৩ {16 2471৫ 5.4 ভতি উর 2 
০৪০৪ (600৮৫০৪৬০৮6 DE 9০3 2] 28 
আমিই সেবলল ইউসুফ তুমিই তুমি কি তারা জাহেল তোমরা যখন তার ভায়ের 
নিশ্চয়ই বলল (অজ্ঞ) ছিলে (সাথে) 

GM 5 ক পে lr ১৭৫৮ 5%  ব্র্ত 24. ০২৭1, 
| ৩৯ 7 5 0 ৩০ 2০) ১৬৪৪ থা ৩৮ তে ঠোৌ ০৬ 
আল্লাহ সে ক্ষেত্রে সবর করে ও তাকওয়া যে নিশ্চয়ই আমাদের আল্লাহ অনুগ্রহ নিশ্চয়ই আমার এই 


নিশ্চয়ই অবলম্বন করে (তা এমন) উপর করেছেন ভাই 
2 2 21“ 0 7 চি 204 রর EAE ৫7, ১97) ৮১৫১৩ ০০ 
8 3] 5 (6 20 IF ও AE 26 9৩৯০০ ৮9 


ট্রি আমর নিশ্চয়ই এবং আমাদের আল্লাহ তোমাকে নিশ্চয়ই আল্লাহর তারা সতকর্মশীলদের শ্রমফল নষ্ট 
ছিলাম উপর প্রাধান্য দিয়েছেন শপথ , 
2 


বলল করেন 
১ পের ৮৬ রে পাকা? CD ৪2০৫ ANE পাও AB 
৪1 5 35 তত 21 2৮2১ L255 03৩ ৩১৯০৪ 


| 


এ 
£১ 
5 ie \ 


Fl 


H অধিক তিনিই এবং তোমাদেরকে আল্লাহ মাফ আজ তোমাদের ভ্জনা নাই সে বলল অবশ্যই 
৮ করুন উপর অপরাধী - 
22 ald ৯২৫ ১৮:10 TIAN 12 ১555 প্রা LIA টা ০৬ 
81055 Gl ৪5 ৩ Bb 1৩১ 5592521৯১1৫) ৩:৯০ ৪ 

ছু (তার) ফিরে আমার মুখ উপর অতঃপর এই আমার তোমরা (সব) 

Wale আসবে পিতার মন্ডলের তা রেখেদাও জামাসহ নিয়েযাও জা 
Dd IE IB ANZ ID RP AZ রব EE পিঠ roast কর্ণ ১১৪১ € এ 
৩৯) 0311৮১৯100৩ niche ? OGL GY | 28 
Bl অবশ্যই নি্মই তাদের বলল যাত্রীদল বের হয়ে যখন এবং সকলকেই তোমাদের আর্যার কাছে ত্ত 
দ্র পাচ্ছি আমি পিতা পরিবারের নিয়ে আস গ্রি 


পড়ল 
বডি {19 +14 ১১41৫ ১ 

৫8৮47414155 
দ্র পুরান আপনার অবশ্যই আপনি আল্লাহর (লোকের) আমাকে তোমরা না যদি ইউসুফের ঘ্রাণ সর 
নু ভ্রমের মধ্যে নিশ্চয় (রয়েছেন)শপথ বলল  অপ্রকৃতিস্ভাব | 
ছু আল্লাহ দানতীলদেরকে ভালো পুরুক্ধার দান করেন। (এই কথা শুনে ইউসুফ আর সহ্য করতে পারল নাট) সে বললঃ “তোমরা 
ইউসুফ ও তার ভায়ের সাথে কি ব্যবহার করেছ,- যখন তোমরা অজ্ঞ ছিলে, তা কি তোমাদের কিছু জানা আছে?” (৯০) তারা 
চু হতচকিত হয়ে বলে উঠলঃ “ হায়! তুমিই কি ইউসুফ? ” সে বললঃ “হা আমিই ইউসুফ। আর এই আমার ভাই! আল্লাহ আমাদের 
প্রতি অনুগ্রহ করেছেন। আসল কথা এই যে, যদি কেউ বাস্তবিকই তাকওয়া ও ধৈর্য্য অবলম্বন করতে পারে, তাহলে আল্লাহর নিকট মু 
তার পুরস্কার কখনো নষ্ট হয় না।” (৯১) তারা বললঃ “আল্লাহর শপথ! আল্লাহ তোমাকে আমাদের উপর অধিক মর্যাদা দিয়েছেন। 8 
আর আমরা সত্যই বড় অপরাধী,” (৯২),সে বললঃ “আজ তোমাদের কোনই অপরাধ ধরব না, আল্লাহ তোমাদের মাফ করুন! 
তিনিই সবচেয়ে অধিক অনুগ্রহ দানকারী।(৯৩) তোমরা যাও! আমার এই জামা নিয়ে যাও। এবং আমার পিতার মুখমন্ডলের উপর অ মু 
রেখে দাও, তার দৃষ্টি শক্তি ফিরে আসবে। আর তোমাদের পরিবারবর্গকে আমার নিকট নিয়ে আস।” ্ 
ক্ুবু-১১€৯৪) এই কাফেলা যখন (মিশর) হতে রওনা হল তখন তাদের পিতা (কিনয়ানে বসে) বললঃ “আমি ইউসুফের সুগন্ধ 
অনুভব করছি। তোমরা যেন বলোনা যে, আমি বার্ধক্যে দিশেহারা হয়ে পড়েছি। ”( ৯৫) ঘরের লোকেরা বলল ঃ “আল্লাহর শপথ! 


আপনি এখনো আপনার সেই পুরাতন ভ্রমে ডুবে রয়েছেন।”? 
সর হত হত হাত হা জজ হও জাত চা রা হজে চা চাও হা চা রা জা হা হযে মা হারা ঢা রা ডা রা চু রা! হজ চারা চর রা টে 


€ 


চি 


সূরা ইউসুফ-১২ ৬১ পারা-১৩ 
৮12 22 ৫2504 522 এ 134 5১247 ৮১৫৫৫ ছু 
LOS ০175 6৩) 4985 ৮ 4 LENCO (5 
প্র ইয়াকুব) দৃষ্টিশক্তি তখন তার মুখ উপর তা (অর্থাৎ সুসংবাদ আসল তঃ 
চু বলল সে ফিরে পেল মন্ডলের জামা) রাখল বাহক যখন . 
ছ (৮৫ পণ তু APE 2 কা ১৪4 4 
৪৩৩0 99 G25 Ssh 05 (58১ হি এষ পি 
সর হে তারা তোমরা না যা আল্লাহর পক্ষহতে জান নিশ্চয়ই তোমাদেরকে আমি বলি নাই কি 
দ্মামাদের পিতা বলল জান (এমনকিছু) আমি 
Hd ৫6528227826 ALE TTS NOC NG AGL 1৫225 
৪১) তি ALT -55০ 069 ০৪৪ CY 0 (৫5 GE 
&& আমার তোমাদের আমি ক্ষমা শীঘ্বই সে অপরাধী আমরা নিশ্চয়ই আমাদের আমাদের জন্যে 
ছু রবের কাছে জন্যে প্রার্থনা করব বলল ছিলাম আমরা পাপসমুহের ক্ষমাপ্রার্থনা করুন 
টিজার রা রা তাহাদের 
| ৫) (551 ৮৬৮৪, 4 1৯৯৯১ ৩০5৫) 2৯১) 1229) oR 


৮2) 
ক্ষমাশীল তিনিই নশ্চয়ই 
তিনি 


a 
5 


G 


B কাছে দিল উপস্থিত হল যখন 
৪6521 5 £ ১ এরা কখন ১৫ 
(১০০০৮ 9১) ১০) ৩১১০ 21 Ae ৩//০৫ ১2 0৩ 2 2৮৯ 


রী উপর তার চড়ালেন এবং নিরাপদে আল্লাহ চান যদি শহরে আপনারা সে এবং তার পিতা- 


- পিতা-মাতাকে (থাকবেন) প্রবেশ করুন বলল মাতাকে 
LPs 32 17, 4 পর্পর্প A % 65 A AA *৮ 
৪৫৫20356165 540 086 ৫ এ এ BE ৫5 


প্র আমার ব্যাখ্যা এটা হে আমার সে এবং সিজদায় (অর্থাৎ তার তারা ঝুকে এবং সিংহাসনের গর 


সাল 


লি স্বপ্নের পিতা বলল নতহয়ে১ট দিকে পড়ল || 
a ছক 254 Md ZL 14° EB 
I ৮৮ > ৩৪০০৪ ০02৪ 
| | সত্য আমার রব তা করেছেন নিশ্চয়ই পূর্বের | 


| EEE কী 
EB‘ ৯৬) পরে সংবাদ বহনকারীরা যখন এসে পৌছল, তখন তারা ইউসুফের জামা ইয়াকুবের মুখের উপর রাখল। আর সহসাই তার সু 
টু দৃষ্টিশক্তি ফিরে আসল। তখন সে বললঃ “আমি তোমাদের বলেছিলাম না? আমি আল্লাহর নিকহ হতে এমন কিছু জানি যা তোমর 
ষ জানো না।” (৯৭) সকলেই বলে উঠলঃ “আপনি আমাদের পাপ ক্ষমার জন্য দোয়া করুন। আমরা সত্যিই অপরাধী“ । (৯৮) সে 

ঘর বললঃ “আমি আমার রবের নিকট তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব। তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান।” (৯৯) পরে যখন তারা স্ব 
| সকলে ইউসুফের নিকট পৌছল, তখন সে তার পিতা-মাতাকে নিজের সংগে বসাল এবং (নিজের পরিবারের সব লোককে) বললঃ ছু 
সু “চলেন এখন শহরে যাই। আল্লাহ চাইলে নিরাপদে ও সুখে -শান্তিতে থাকবেন।” (১০০) (শহরে প্রবেশ করার পর) সে তার পিতা- সু 
সর মাতাকে তুলে নিজের সিংহাসনে বসাল এবং সকলে তার উদ্দেশ্যে স্বতঃস্ফূর্ত ভাবে সিজদায় ঝুকে পড়ল ২৪। ইউসুফ বললঃ 
| “আব্বাজান, এই হচ্ছে আমার সেই স্বপ্নের ব্যাখ্যা, যা আমি পূর্বে দেখেছিলাম। আমার রব তাকে বাস্তব সত্যে পরিণত করেছেন৷ সব 
ছু (২৪)। এই সেজদা শব্দ দ্বারা অনেক লোকের ভুল ধারণার সৃষ্টি হয়েছে। এমনকি একে যুক্তি স্বরুপ ব্যবহার করে একদল তো বাদশাহ ও ছু 
প্র পীরদের প্রতি সম্মানসূচক সেজদার বৈধতা প্রমাণ করতে চান। অন্যান্যরা এই দোষ থেকে বাচার জন্য এরূপ ব্যাখ্যা করতে বাধ্য হন ঘেষ্ট 
পূর্ববর্তী শরীয়তসমূহে মাত্র এবাদতের সেজদা গায়রুল্লাহর আল্লাহ ছাড়া অন্যের) জন্য নিষিদ্ধ ছিল। কিন্তু এবাদতের মনন ও প্রেরণা যে 
| সেদার মুলে থাকে না এমন সেজদা আল্লাহু ছাড়া অন্যকে করা যেতে পারতো। অবশ্য শরীয়তে মোহাম্মদীতে গায়রুল্লাহর উদ্দেশ্যে ঘন 
| প্রত্যেক প্রকারের সেজদাই হারাম করে দেয়া হয়েছে। কিন্ত এই সেজদা শব্দকে বর্তমান ইসলামী পরিভাষার অর্থে অর্থাৎ হাত, হাটু ও কপাল সব 
প্র হুপতিত করে সেজদা করার অর্থে বুঝার কারণেই যতকিছু ভুল ধারনার সৃষ্টি হয়েছে। কিন্ত প্রকৃত পক্ষে সেজদার আসল অর্থ হচ্ছে নত | 
স্তর হওয়া, এবং এই শব্দটি এই অর্থেই ব্যবহৃত হয়েছে। | EL 
Une রা রা es রাজা রা হাত রে ছার রা রাজ রা রা Cn ON রা NE রা রো ON হা রা হা ঢায [রাঃ রা রা mm 0 


সূরা ইউসুফ-১২ ৬২ পারা-১৩ 
ভারা ততঃ 


১01 02 ৪ £ ৬৯ 02 CEPA DB OAH 58 


ছু মরুভূমি Ie আপনাদেরকে এবং কয়েদখানা থেকে আমাদের বের যখন আমার উপর অনুগ্রহ নিশ্চয়ই এবং | 
করেছেন (আমার রব) করেছেন 


রব ভাইদের বাধানোর 


্ 

ছু এ ১৫:৮৫ 22 2, 92/7 4 A এ 

TONES (৪০1 ৬৬ হা 2) 2 ৪17 

সু রাষ্রক্ষমতা পা প্রজ্ঞাময় হি চি তিনি তার 
তুমি রব তিনি চান 


০৫১০ 3 ONO bb ৬১১৩৭) ০225 9 ৫ জর রশ 


পৃীবীর ও আকাশ ডি কথা ও বৃত্তান্তের তত্ব ও আমাকে তুমি 
মন্ডলির ব্যাখ্যা শিখিয়েছ 


রর 2 2322 2. রে নে 

০2৯৯০) ১০৪ be (৮৪ (2১ ২8০৯ 4 Gl 3 gi 
নেক লোকদের সার্থে আমাকে ও বলল আমাকে আখেরাতেও এবং দুনিয়ার মধ্যে আমার ঘন 
মিলিত কর হিসেবে দু 


পর্ণ 2): রি ভে পরি 2 <i EB 
1৯৮৯ ২৮৪৩৩ ৫৫0 252) 4৩৯ ০৮ টিং ৬৯ পু 2 ১ 


স্রুতারা মতৈক্য যখন তাদের তুমি না এবং তোমার তা আমরা ১ সংবাদ অন্যতম (হেনবী!) ছু 


(১ 
০ 
৮ 
141 শিস 


হও 2টি । 


- করেছিল সংগে ছিলে প্রতি রিট এটা | 

পে 2/4 ৩ sit ০১৫৭ 
০522 ০০৮ 3 5০041 এ রিড স্৯ 5 
ঈমানদার হেবে) ০৮5 নিপল পভ না এবং ষড়যন্ত্র তারা এবং তাদের | 


ew উপদেশ এছাড়া তা নয় পারিশ্রমিক কোন এজন্যে তাদের কাছে না এবং 


| 

fe > 4143 2 AME >844>% | | 
টাকে 3] ৮১৯ 302 BG eS Gon 

ll 


এ তারই অনুগ্রহ ছিল যে, তিনি আমাকে কয়েদখানা হতে বের করেছিলেন এবং আপনাদেরকে মরুভূমি হতে এনে আমার সাথে 
মিলিত করেছেন। অথচ শয়তান আমার্‌ ও আমার ভাইদের মাঝে চরম বিরোধের সৃষ্টি করে দিয়েছিল। আসল কথা এই যে, আমার সতী 
B রব অদৃশ্য সুক্ষ উপায়ে স্বীয় ইচ্ছা পূরণ করে থাকেন। তিনি নিঃসন্দেহে বড় বিজ্ঞ ও বিচক্ষণ”। (১০১) “ হে আমার রব! তুমি সর 
আমাকে রাষ্ট্রক্ষমতা দান করেছ। আর আমাকে সব বিষয়ের গভীর সুক্ষ্ম ততের অনুধাবন শিক্ষা দিয়েছ। আসমান ও যমীনের হে 
Bl সৃষ্টা। তুমিই ইহকাল পরকালে আমার পৃষ্টপোষক-বহ্‌॥ ইসলামের আদর্শের উপরই আমার সমাপ্তি কর এবং পরিণামে আমাকে ইট 
সৎকর্মশীল লোদের সাথে মিলিত কর।” (১০২) হে মুহাম্মদ! এই কাহিনী অদৃশ্য-জগতের খবর, যা আমি. তোমাকে অহীর প্র 
| যারফতে জানাচ্ছি। তুমি তখন উপস্থিত ছিলে না যখন ইউসুফের ভায়েরা একজোট হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। (১০৩) কিন্তু তুমি সর 
প্র যতই কামনা কর, অধিকাংশ লোক ঈমান আনবে না। ( ১০৪) এদের নিকট হতে কোন মজুরীরও কামনা করোনা। বস্তুতঃ এ 


Hl একটি উপদেশ মাত্র - নির্বিশেষে দুনিয়াবাসীদের সকললের জন্যই । 
Wun me Be EE en En Ee ON ON SE NN OOD ON ON ON ON ON EE WO UN OOS EN EN MN ON EN 0 On on 0 


সূরা ইউসুফ-১২ ৬৩ পারা-১৩ 
টিক রেড না রানা রা 


EE) > Al sv 2w 
MGS 2 5 (৫6 0352 BS on EY 02 OSES ॥ 
রা তারা অথচ তার উপর তারা যমীনের এবং মধ্যে নিদর্শন আর রি 

রি? অতিন্রমকরে (রয়েছে) " 


15022 ১ 5 8) 2 টা 28 ৬ 29 ০5528 
i শিরক করে তারা তখন এব্যর্জীত জা তাদের বিশ্বাকরে না এবং উপেক্ষাকারী সর 
- (বিশ্বাসকরলেও) যে উপর অধিকাংশ | | 


টাটা 2 2 Bae হু ৰ i 
ডি ES 2 4491 DE Ls HIE MESS Of Bilan 


কিয়ামত বলে অৰ ন আযাব কোন রি তাদের উপর = ea 


আসবে নিরাপদ হয়েছে 

> / * 1 ১9924 55 শির 2৫ 

৬ 4 চি ৩৯ 6১১ 05৩১৪ oh 184 £ 

ভিত্তিতে আল্লাহর - এই (হে নবী) টের ও পাবে না তারা অথচ হঠাৎ 

- করি আরি চন নু বল ঠা করে, 

4 a 4 পাত রত ১৬ পার্পাডি রণ HA ৬৬ পাও 

25555 ৩2 ৮606 3 1০৯5 52 ৬2 5 ৮ TAS 

- মুশরিকদের রে লে টি এবং আমার যে এবং আমি জ্ঞানের 
= অনুসরণ করে 


2w 2 ৫ = 58 রর 
৪৮2] ০১2 529 0৯ টি 4 এ) ০2 ৫১16 
পদ এল মন পিছে আপ এ বা না এব 
করেছি রসূলদেরকে ৰ 
251 2 পরি 1৫ tn A ER Nd ঞ না ১০9১ 4 
| ASE IE LYS ES ০৪১ ও 9 

রর পরিণতি ছিল কেমন চিল " পৃথিবীর মধ্যে তারা এ 
- (ছিল) তোদের) el 

92 ৪৬ পাও কক (১5 


24% টি 
1 OE $1» ঠা ৫9 2 8০৮১ 0৩৫ রর Gather 
তোমরা তবেকি Fy: তাদের জন্যে উত্তম পরকালের অবশ্যই এবং 
বুঝবে না চলে (যারা) ঘর 
রুকু-১২ (১০৫) যমীন ও আসামনে কতইনা নিদর্শন রয়েছে যার উপর দিয়ে এই লোকেরা যেয়ে থাকে। অথচ তারা একটু লক্ষ্য 
করে দেখেনা (১০৬) এদের অধিকাংশই আল্লাহকে মানে; কিন্তু মানে এমন ভাবে যে, তার সাথে অন্যদেরকে শরীক করে। (১০৭) 
Hl তারা কি নিশ্চিন্ত যে, আল্লাহর তরফ হতে কোন আযাব এসে তাদেরকে গ্রাস করে নেবে না? কিংবা কিয়ামতের নিদিষ্ট মুহূর্ত সহসাই সর 
| তাদের উপর এসে পড়বে না অথচ তারা টেরও পাবে না? (১০৮) তুষি তাদের স্পষ্ট বলে দাও যে, ‘আমার পথ তো এই, ' আমি 
পর আল্লাহর দিকে আহবান জানাই । আমি নিজেও পূর্ণ আলোকে আমার পথ দেখতে পাচিছ, আর আমার সংগী -সাথীরাও। আর আল্লাহ মু 
তে মহন পিত আর মুশরিক লোকদের সাথে আমার কোন সম্পর্ক নেই।” (১০৯) হে মুহাম্মদ! তোমার পূর্বে আমরা যে নৰী- সু 
| 
| 
১. 


৬৬ ২ 
ছা রঃ বিহিত 8885 


3 ed ৮০ 


পয়গম্বর পাঠিয়েছিলাম তারা সকলে মানুষই ছিল। আর এই জনবসতিরই অধিবাসী ছিল এবং তাদের প্রতিই আমরা অহি পাঠিয়েছিলাম। শ 
এখন এই লোকেরা কি দুনিয়ায় ঘুরে ফিরে বেড়ায় না, সেই জাতিসমূহের পরিণাম তাদের দৃষ্টিগোচর হয় না iL SE = 
অতীত হয়ে গেছে? নিশ্চিতই পরকালের ঘর তাদেরই জন্য আরো উত্তম যারা (নবী রসলুদের কথা মেনে নিয়ে) তাকওয়ার নীতি ও 


আচরণ অবলম্বন করেছে। এখনো কি তোমরা বুঝবে না? রি 
ভ জা জা জা রা রা রাজা হযে হা চু চু হুর চু হাতা যা TTT TTT ঢা চে চর চু চর হও হার চা হাটি 


এরিক 


সূরা ইউসুফ-১২ ৬৪ পারা-১৩ 


"লাকা বন ভা 


কে ভিত ৩৫ 2 ছু 5 020 EEE রা 
ঘ তাদের (রসূলদের) মিথ্যা বলা নিশ্চয়ই যে (লোকেরা) এবং রসূলরা নিরাশ হল যখন টা 
কাছে আসল হয়েছে তাদেরকে ভাবল - 
হি s ৰ ৮৭৫ (04৫5 ৮৫ 
০৮261 ৬ ৬৫৫ 6 3 SAE ৩৫ US 


ou সম্প্রদায় হতে. আমাদের ফিরান না এবং আমরা যাদেরকে অতঃপর আমাদের 


আযাব যায় চেয়েছি উদ্ধার করাহল সাহায্য 
৫ ০৬৮৬৮ ৮৩৭ 4১) 825 রি এ ও ০0৮ ৩ 


একথা নয় জ্ঞানবুদ্ধি সমপন্নদের জন্যে মধ্যে রয়েছে নিশ্চয়ই 


ই 
CO 
It 
{8 
মু 
বু 


এবং দহ এল যা বি বি মন 


৪০০0 2 2% ০ ৩6৮4৫ 
6৮58 520 5 IL 
(যারা) ঈমান আনে লোকদের রহমত ও হেদায়ত এবং 
জন্যে 
(১১০) পূর্বেও নবী রসূলদের সাথে এরূপ ব্যাবহার করা হয়েছিল যে, তারা.দীর্ঘকাল পর্যন্ত নসীহত করছিল; (কিন্তু লোকেরা তার 
প্রতি ভক্ষেপ করল না) শেষ পর্যন্ত যখন নবীর লোকেরা নিরাশ হয়ে গেল, আর লোকরা মনে করে নিল যে, তাদের কাছে মিথ্যা বলা 
হয়েছিল, তখন সহসাই আমার সাহায্য নবী রসূলদের নিকট পৌছে গেল। তার পর যখনই এরূপ অবস্থা হয় তখন আমার নীতি এই ই 
হয় যে, যাকে আমরা চাই বাচিয়ে নেই। আর অপরাধী লোকেদের উপর হতে তো আমাদের আযাব দূর করা যায় না। (১১১) এই 
কাহিনীতে (অতীত কালের লোকদের) জ্ঞান-বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য বহু শিক্ষাই নিহিত রয়েছে। কুরআনে এই যে সব কথা বলা 
হয়েছে, এ মনগড়া বা কৃত্রিম কথাবার্তা নয়! বরং যেসব কিতাব এর পূর্বে এসেছে, এ তারই সত্যতার ঘোষণা দেয় এবং প্রত্যেকটি 
বিষয়ের বিভ্ারি বর্ণনা ও আছে ২৫ আর ঈমানদার লোকদের জন্য হদায়াত ও রহসত। 


B 

[| 

|| 

** স্ত্ 
B 
122৫ BE 
* সু 
| | 

| 

| 

| 

| 


{(২৫)। অর্থাৎ মানুষের হেদায়ত ও পথ প্রদর্শনের জণ্যে প্রয়োজনীয় প্রতিটি জিনিসের বিস্তারিত বিবরণ। কেউ কেউ প্রত্যেক 
জিনিসের বিস্তারিত বিবরণ বলতে দুনিয়া শুদ্ধ জিনিসের বিস্তারিত বিবরণ গ্রহণ করে এবং তার পর তাদের এই পেরেশানি দেখা দেয় 
যে, কুরআনে উদ্ভিদ বিদ্যা, চিকিৎসা বিদ্যা, অংকশাস্ত্র ও অন্যান্য বিদ্যা ও কলা সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায় না এবং অপর 
একদল ব্যক্তি জোর করেই প্রত্যেক বিদ্যার বিস্তৃত বিবরণ কুরআন থেকে বের করতে শুরু করে দেয়। 


LT TTT TTT ভাজে পর চা 


i 
i 
I 
H 
HB 
| 
E 
রর 
i 
i 
Hl 
| 
দ্ধ 


| সূরা আর-রাদ -১৩ ৬৫ পারা-১৩ 
EE জর GG ভর 25 EES হও হিয়া হয EG) HED E99 হজ EEE ভা হয়া EE OE EE HEE GRR ON EE EE EE EE OE রা রা 


# 
EB 
্ সুরা আর-রাদ 
- নামকরণ 
সু এ সূরার ১৩ নং আয়াতের অংশ-5৫০৯ ৬৫ পিএ 5 ₹৩-:০ ৩৬% ৯35 -হতে - ৬% শব্দটি এর নাম হিসেবে 
স্তর গ্রহণ করা হয়েছে। এ নামকরণের অর্থ এ নয় যে, এ সূরায় ৬% ‘মেঘের গর্জন’ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আসলে এ 
প্র একটা আলামত অর্থাৎ এ এমন একটা সুরা যাতে ৬%শব্দটির উল্লেখ হয়েছে। 
- নাযিল হওয়ার সময় কাল | 
- ৪র্থ রুকু ও ৬ষ্ঠ রুকুতে আলোচিত বিষয়াদি সাক্ষ্য দেয় যে, যেকালে সূরা ইউসুফ, হুদ ও আরাফ নাযিল হয়েছে, অর্থাৎ মক্কায় 
নু অবস্থানের শেষ সময়- এ'স্রাটিও ঠিক সে সময়েই অবতীর্ণ হয়েছে। বর্ণনাভংগী হতে স্পষ্ট প্রকাশিত হয় যে, ইসলামের দাওয়াত 
দিতে দিতে নবী করীমের (সঃ) এক দীর্ঘ সময় অতীত হয়ে গিয়েছে, বিরুদ্ধবাদীরা রাসূলকে আঘাত হানতে ও তার সাধনা ও 
ছু সরা ব্যর্থ করতে নানা প্রকারের চেষ্টা ও অপকৌশল গ্রহণ করেছে। ম,মিনরা বারবার কামনা করছেন কোনরূপ মু'জিজা 
দেখিয়েও যদি এ লোকদেরকে ইসলামের পথে নিয়ে আসা সম্ভব হত, তা হলে কতইনা ভালো হত! আল্লাহতাআলা মুসলমানদের 
বুঝাচ্ছেন যে, ঈমানের পথ দেখার জন্যে ম:জিজা দেখাবার নিয়ম আমাদের নেই। তাছাড়া ৩১নং আয়াতের বক্তব্য হতে এ জানা 
যায় যে, কাফেরদের হঠকারিতার পৌনঃপুনিকতা এমন রূপ পরিগ্রহ করে যে, অতঃপর কবর হতে মূর্দা উঠে আসলেও এরা তা 
মেনে নেবে না বলে যুক্তিসংগত ভাবেই মনে করা যেতে পারে। বরং তখন এ ঘটনারও কোন না কোন ব্যাখ্যা অপব্যাখ্যা তারা করে 
নেবে। এসব ব্যাপার হতে এই ধারণা জন্মে যে, এ সূরা সম্ভবতঃ মক্কী জীবনের শেষ পর্যায়ে নাযিল হয়েছিল। 
মূল বিষয়বন্ত 
ঘর এই সূরার মূল বিষয়- আসল বক্তব্য- প্রথম আয়াতেই বলে দেয়া হয়েছে। অর্থাৎ হযরত মুহাম্মদ (সঃ) যা কিছু পেশ করেছেন তাই স্ 
ত সত্য। লোকেরা যে তা মানে না, এ তাদের ভুল ও ক্রটি । সমস্ত আলোচনাটিই এ মূল বক্তব্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এ 
ঘি প্রসংগে বারবার ও নানা ভাবে তওহীদ, পরকাল ও নবুয়্যৎ-রেসালতের সত্যতা প্রমাণ করা হয়েছে। তার প্রতি ঈমান আনার B 
নৈতিক ও আধ্যাত্মিক কল্যাণ বুঝানো হয়েছে। তাকে অমান্য করার ক্ষতিকর পরিণাম সম্পর্কে সতর্ক করা হয়েছে। আর কুফর যে সু 
সর নিছক একটা নির্দ্ধিতা ও মূর্খতা তা স্পষ্ট করে দেয়া হয়েছে। সেই সংগে গোটা আলোচনার মূল লক্ষ্য যেহেতু লোকদের কেবল সু 
সর মগজকে পরিতৃপ্ত করাই নয়, দিল ও মনকে ঈমানের দিকে আকৃষ্ট করাও তার উদ্দেশ্য- এ কারণে শুধু যুক্তি ও প্রমাণ বিশ্লেষণ 
ঘ করেই ক্ষান্ত করা হয়নি- বরং এক একটা প্রমাণ ও এক একটা সাক্ষ্য পেশ করার পর সেই অবকাশেই নানা ভাবে ভয়-ভীতি চর 
্ দেখান, উৎসাহ ও প্রেরণা দান এবং দরদপূর্ণ উপদেশ-নসীহতও দেয়া হয়েছে, যেন অজ্ঞ-মূর্খ লোকেরা নিজেদের বিত্রান্তি-মূলক | 
হঠকারিতা পরিহার করে। ভাষণ ব্যাপদেশে স্থানে স্থানে বিরুদ্ধবাদীদের প্রশ্ন বা আপত্তি উল্লেখ না করেই তাদের জবাব দেয়া 
হয়েছে এবং হযরত মুহাম্মদের (সঃ) দাওয়াত সম্পর্কে লোকদের মনে যেসব সন্দেহ পাওয়া যেত কিংবা বিরুদ্ধবাদীরা যা উত্থাপন " 
করত তা দূর করার ব্যবস্থা করা হয়েছে । এদিকে কয়েক বছর দীর্ঘ ও কঠিন সংগ্রাম করতে থাকার কারণে ঈমানদার সমাজ ক্লান্ত 
হয়ে পড়েছিল এবং নিতান্ত অস্থিরতা ও চরম ব্যাকুলতা সহকারে গায়েবী সাহায্যের উদগ্রীব অপেক্ষায় ছিল- একই সংগে এ সুরায় সুন 
তাদেরকেও সান্তনা দান করা হয়েছে। 


EE Em ভা হা En EN হার ON ON OE রা Om ONE OD ON OE on on হা টি 


Eu S30 E55 ছার GEE Ha হর হয ভর রা হয OR EE OE ডা 
Nh হজ mn ভে Lm জা জে জা ES GE ME EE 


ই রঃ রাস হত হত হা হজ হা পা OE ভা MN OE রা জা রো et হারা রর EOL চা ঢা যা ডর ঢায EEE রঃ NE চা ঢায হয OE 
শব্দার্থে কুর-৪/৯-__ 


a 
রি 
IE 
1 + 
eC 
২1 
| 
২ 
18 
টি. 
3" 
Cg 
vil 
NN 
রশ 
১৪ 
= 
7 
FE 
LE 
- 
9 


যে দু ৯ 
০২৬ তার বুকু সংখ্যা কী এআর-রাদ এ. 


02523) টিভিও 


sl 5৫ 92৪৬৫ OF GY 5 রিভার yl এ sl 
তোমার থেকে ভাষার সি যা রি কিতাবের আয়াতসমূহ এই আলিফ 
প্রতি লা-ম টা 


dl 25 ন্ট 2100 052 «| ০৩ BH ৫ 


আকাশ মন্ডলী উর্দ্ধে স্থাপন যিনি Lie বি HE 


1 


১9 


০৪৪৬ 
২ ; 


SER 


চা হয ES EO চে ENE ER EG রহ হয রয় হার 


(: 


E 
122 ৫2 34 AA 
(৪৮৩০) ৮ টিতে 
ha তা তোমরা কোন ছু 
(নিয়মের) দেখছ স্তম্ভ - 


বে, ৫, বা 582 750) 0 £ ,:৩29০1 
সাক্ষাত 
সম্পর্কে 


৩২ 

LS 

Ld 
ES 
$\ 

|) 

5 $৮ *%* 
৬ 
SA 

be 
৭ 

N\ 

le \ 
Gu 
“w 
ডং 
N 


নি বিশদ রমা নি 2 
যাতে সমূহ জরা জর দারা 


রণ EAN AA aE 240 209 
TOTO Nl ৩৩ GH I OC 
ও পর্বত তার বানিয়েছেন ও ill বত যিনি তিনিই এবং. তোমরা দৃঢ় 

সমূহ কর 


ও 


মধ্যে বিশ্বাস 
2৫8 ডি চা প্রা ৩১৮ ৪ ৩৫ রা £%1 2৫ 


দুই (ধরনের) জী নিশো করেছে 3 এবং নদীসমূহ বর 

-১ (১) আলিফ লা-ম মী-ম-রা। এগুলো আল্লাহর কিতাবের আয়াত। আর তোমার প্রতি তোমার রবের পক্ষ হতে যা কিছু 
নাযিল করা হয়েছে তা একান্তই সত্য; Ll Lie BL le il 
সর মলকে দৃশ্যমান’ নির্ভর ব্যতিরেকেই স্থাপন করেছেন। পরে তিনি নিজের সিংহাসনে আসীন হয়েছেন। তিনি সূর্য ও চন্দ্রকে একটি 
ছী হা়ী নিয়মের অনুসারী বানিয়েছেন। এই গোটা ব্যবস্থার প্রত্যেকটি জিনিসই একটি নির্দিষ্ট সময়ের জন্য চলছে। আর আল্লাহই এই সু 
সমস্ত কাজের ব্যবস্থাপনা করছেন। তিনি নিদর্শন সমূহ আলাদা আলাদাভাবে বর্ণনা করেন *, যেন তোমরা তোমাদের রবের সাথে 
সাক্ষাতের কথা নিঃসন্দেহে বিশ্বাস করণ। আর তিনিই যমীনকে বিস্তৃত করে দিয়েছেন; এতে পাহাড়ের খুটি গেড়ে রেখেছেন ও নদ- সন 
Eg 


"Ee 
[| 
প্র 
|| 
i 
| 
KE - 
EH 
| 
[| 
LJ 
| 
| 
এ 
[| 
এ 
এ সূর্যকে হি এবং আরশের উপর Bl 
B 
0d 
্ 
রর 
Ud 
| 
B 
ll 
i 
i 
| 
| 
i 
El 


নদী প্রবাহিত করেছেন। তিনিই সব রকমের ফল-মূলের জোড়া জোড়া সৃষ্টি করেছেন। 


(১)। অন্য কথায় আসমান সমূহকে অদৃশ্য ও হন্দরিঃ র র করেছেন। দৃশ্যতঃ মহাশূন্যে এরূপ কোন 
বস্তু নাই যা অসংখ্যা অগনিত গ্রহ-নক্ষত্রকে ধারণ করে আছে। কিন্তু এক ইন্ডরিয়াতীত শক্তি প্রত্যেককে তার অক্ষে ও কক্ষ পথে 
ধারণকরে আছে এবং এই বিরাট বিপুল বন্থুসমূহকে পৃথিবীর উপর আপতিত হওয়া থেকে বা তাদের পারম্পরিক সংঘর্ষ থেকে বিরত 
রেখেছে। (২)। অর্থাৎ এই বিষয়ের নিদর্শনাবলী যে- রসূল (সঃ)- যে সত্য সমূহের সংবাদ দান করছেন তা বানবিকপক্ষে প্রকৃত ॥ 
LE US EAE 78551875185 
দেখলে দেখতে পাবে চন 5575558558554 যমীন ও 


আসামনের মধ্য অসংখ্যা নিদর্শন সবের সত্যতার সাক্ষ্য দান করছে (৩)। অর্থাৎ ত তাদের 
১৮০৮-37-97 


রর 
| 
হু 
8 
১ 


পরকালকে অস্বীকার 
হর জর BE BE ES ও রর [টি 


সূরা আর-রাদ -১৩ ৬৭ পারা-১৩ 
পা তাহ হিরা হা 


রণ রঃ ৫৫ oh পাও নিবি 
ও 5০) ৩ ৬ SAE ৫1505) AE 
ছু মধ্যে এবং lo পে ভি (আছে) মধ্যে নিশ্চয়ই দিনকে রাত তিনি শর 
| করে জন্যে(যারা) নিদর্শনাবলী এর (দিয়ে) 2 


৮ 


ছি 22 21৩5৫ $ ৮4 / VIL 2w GL 
1 Ue ০৪ 5 PS $ ৩৪ ৬৩৫ SAE 25 51 


শি একাধিক খেজুরগাছ ও শস্ক্ষেত ও আংগুর il ও সংলগ্ন (ভ্‌)খন্ড পৃথিবীর - 
শির বিশিষ্ট সমূহ গুলোর সমূহ নু 
Ao 4 2 ৫ 

54062 056 5০১৯ 2 (88 91579 9 ০ SE 
স্কতকের উপর তার শ্রেষ্ঠতদেই এবং একই পানি সিক্তকরাহয় রি ব্যতীত ও ছু 
| | কতককে আমরা দিয়ে শীর | 
- ক E ৮৫ ১৫৭ SY / ! 28 চটি ৯ ৬ [| 

অ ৩) 29 CEs 255 SY ৬১১ ও 1 ৮০৪৯ Cu 
- তুমি বিস্িত যদি এবং (যারা) লোকদের জন্যে অবশ্যই এর মধ্যে নিশ্চয়ই ফলের স্বাদের) সর 


হও বুঝে (রয়েছে) নিদর্শনাবলী মধ্যে সত 


- 
৪৩5 ৩৮৫ ডু তে ৪ 6৫ 65517816৩৪৫ 


হিলি সৃষ্টির মধ্য অবশাই আমরা কি মাটি আমরা যখনকি তাদের তবে 


« 
bo 
সা 


[ (হব) নিশ্চয়ই হব কথা বিস্বয়কর 
শি লক চার্ট 2 চরকে ানার্তিও 5 চি ০ 

1০০০5 এগ Si OLR 295 চি JE 
মু অধিবাসীরা টি এবং তাদের মধ্যে শৃঙ্খল সমূহ বব ্ তাদের অস্বীকার যারা | 
|] লোক গর্দানসমূহের রবকে হ্যা | 
| 2 5৬ ৰ || 
৩৫১১৯ 3 0 ১, ২0৩) প্র 
আগুনের মু 


| দিনের উপর রাতকে প্রবর্তিত করেছেন। এ সমস্ত জিনিসেই বহু ও বড় নিদর্শন রয়েছে- তাদের জন্যে যারা চিন্তা ভাবনা করে কাজ স্ত্রী 
| করে। ৪। আর লক্ষ্য কর, যমীনে ভিন্ন ভিন্ন অঞ্চল রয়েছে, যা মূলতঃ পরম্পর মিলিত। আংগুরের বাগান রয়েছে, খেত-খামার আছে, 
খেজুরের গাছ আছে, যাদের কিছু একহারা এবং কিছু দ্বৈত। অথচ সবকেই একই পানি সিক্ত করে। কিনতু স্বাদের দিক দিয়ে আমরা 
কিছুকে উত্তম বানিয়েছি, আর কিছু কমতর। এই সব জিনিসেই অসংখ্যা নিদর্শন বিরাজমান তাদের জন্য যাদের বুদ্ধি- জ্ঞান রয়েছে। 
সর ৫। এখন যদি তোমার বিসুয়ের উদ্রেক হয়, তা হলে লোকদের এই কথাটি অধিক বিসুয়ের বিষয় যে- আমরা যখন মরে মাটি হয়ে 
যাব, তখন কি আমরা আবার নতুন করে সৃষ্টি হব! এরা সেই লোক যারা নিজেদের রবের সাথে কুফুরী করেছে ৩। এবং এরা সেই | 
পের লোক যাদের গলদেশে জিজির.পড়ে আছে 8। এবং এরা জাহান্নামী ও জাহাম্নামেই চিরকাল থাকবে ্ 
করা প্রকৃতপক্ষে আল্লাহ্‌ ও তীর ক্ষমতা এবং জ্ঞান- ও বিজ্ঞতাকে করা। তারা মাত্র এতটুকুই বলে না যে মাটিতে 
| মিশে যাওয়ার পর আমাদের পক্ষে দ্বিতীয়বার পয়দা হওয়া অসম্ভব। তাছাড়া তাদের কথার মধ্যে এ ধারণাও গুপ্ত আছে যে-( মাআয স্ত্রী 
ঘর আল্লাহ!) যে- রব তাদের পয়দা করেছেন তিনি অক্ষম, নাচার, মূর্খ ও অজ্ঞান!(৪)। তাদের গলদেশে জিঞ্জির গরদানে তওক পড়ে 
তর থাকার অর্থ হচ্ছে কয়েদী হওয়া । তারা নিজেদের মুর্খতার, নিজেদের হঠকারিতার, নিজেদের প্রবৃত্তি পরায়ণতার এবং নিজেদের স্্ী 
| পিতা-পিতামহদের অন্ধ অনুকরণ- অনুসরণে বন্দী হয়ে আছে; তারা স্বাধীনভাবে চিন্তা ভাবনা রি 
ই হত হত রা জা হা রাত রা রা ঢা রা ঢায রা হে রা জা হা হা রা রা রা হারে রা রা হারা হা হা রা রা চা হা (টি 


০১৫ 


সুরা আর-রাদ -১৩ ৬৮ পারা-১৩ 


2 
৯৩ 
al 


নন 905৮1 5 4s 5 > IA HAAG পি পার্ রও “vl 
৪, Saks ৩5 ৩৫৩৩ 2 2০103 25০৩ ৬৬১৩০০০০) এ 


হয়েছে 
95 A 5 Z 114৫. ৫1৫ ভিতর EAA NACL » 
2১৯৭ ৮৮৪ ৬০১৬১ ৯১৯ ১৩৩ ৬৬০ ০৮5 
অবশ্যই তোমার নিশ্চয়ই এবং তাদের সতেও লোকদের ক্ষমাশীল অবশ্যই তোমার নিশ্চয়ই এবং 
কঠোর রব যুলমের জন্যে রব | 


Bd 
৬৯ পা 
তার রবের থেকে একটি তাদের নাধিল কেন অস্বীকার যারা বলে এবং দন্ডদানে 
করাহল না করেছে 


করে প্রদর্শক (আছে) 
22 2৫ ৫2৫ এ) পশু 16 ৫ 
Oj ৮৩৩ LUN ০6 2১৮ ৩ 


+ 


পরিমাণ তার কাছে জিনিষ প্রত্যেক এবং বৃদ্ধি যা ও গর্ভসমূহ কমকরে যা এবং 


করে 
WENA EAE 
920) III 5590 2৯৪) ৯৯৮ 
সর্বোচ্চ তিনি প্রকাশ্য ও গোপন তিনি 
(মর্যাদাবান) মহান (সম্পর্কে) জর 


(৬) এই লোকেরা ভালোর পূর্বে মন্দের জন্য তাড়াহুড়া করছে ৫। অথচ তাদের পূর্বে (যেসব লোক এই নীতিতে চলেছে, তাদের 

উপর আল্লাহর আযাব) শিক্ষাপ্রদ দৃষ্টান্ত সমূহ অতীত হয়ে গেছে। আসল কথা এই যে, তোমাদের রব লোকদের অত্যাধিক বাড়াবাড়ি i 
সত্বেও তাদের প্রতি ক্ষমা প্রদর্শনই করে থাকেন। আর এও সত্য যে, তোমার রব কঠিন শাস্তিদাতা। (৭) এই লোকেরা, যারা তোমার ্ 
রী কথা মেনে নিতে অস্বীকার করেছে- বলেঃ এই ব্যক্তির প্রতি এর রবের তরফ হতে কোন নিদর্শন অবতীর্ণ হল না কেন? তুমি তো শুধু A 
রি সাবধানকারী, আর প্রত্যেক জাতির জন্যই একজন প্রথ প্রদর্শক রয়েছে। al 
i রুকু-২ (৮)আল্লাহ এক একজন গর্ভবর্তী নারীর গর্ভ সম্পর্কে অবহিত । যা কিছু সে গর্ভ ধারণ করে তাও তিনি জানেন, আর i 

যা কিছু তাতে কম -বেশী হয় সে সম্ম্পকেও তিনি পুরাপুরি ওয়াকিফহাল। প্রত্যেকটি জিনিসের জন্যে তার নিকট একটা পরিমাণ ্র 
নির্দিষ্ট রয়েছে। (৯) গোপন ও প্রকাশ্য সবই তীর জ্ঞাত। তিনি মহান, সর্বাবস্থায় সর্বোচ্চ হয়েই থাকেন। রি 


রর করতে অক্ষম। তাদের কুসংস্কারাদী তাদেরকে এরূপভাবে বেষ্টন করে রেখেছে যে তারা পরকালের অস্তিত কিছুতেই স্বীকার করতে i 
পির পারছে না, যদিও তা স্বীকার করা একান্ত যুক্তি সংগত ও তা অস্বীকার করা নিতান্তই অযৌক্তিক। il 
~ অর্থাৎ শান্তির প্রার্থনা জানান্ছে। - 
|| | | 
[| || 
| | EB 
| | | 
স্ব টি 


সূরা আর-রাদ -১৩ ৬৯ পারা-১৩ 
পানা পাত 
| 22252 3226 ৯ % 2৮ 
8৩১০৬ BA ০2 $ 9 S38 52 OBA ff 2 Hom 


- লুকায়িত লে নে এবং ক প্রকাশ দে ৩ কথা গোপন হে তেমাদের (ভর) 


সৰ্ম্পকে করে ঠা 
৪৫ ১12৫ ০ শু 2/ p27 ও ৮৫ টন 
ns 2922০ 4৬৬ 22 ৪৪৩৩ ৪ ৩ 3 8৫ GO LS ১০০ এর 
- তাকে তারা So ও তার আগে প্রহরীর তার জন্যে দিনে পার ও 
[ 1 ও কারী 
নু, * HE Lay 3 ৮৬5৪ A Aw fl 
8৮৯ ৫19 3০558 CHS 21 6) Myst 
- তাদের অবস্থা তারা যতক্ষণ কোন অবস্থা পরিবর্তন না আল্লাহ নিশ্চয়ই আল্লাহর নির্দেশে " 
সু নিজেদের পরিবর্তন করে না জাতির করেন 
E Ad 5. 2 2% uw শপ 
৪75১১৩০2206 I 872 NE 22) 201 201 5 এ 
EH তার ছাড়া গত মন্দ কোন জাতির আল্লাহ ইচ্ছা যখন এবং 
EB জনা জন্যে নাই. এ টি, করেন EB 
৫1৫25629165 ৫2৮127224৩৫ 8 
৮৮৮০০ 5 Gx Sy ৬৬১। ৯১০) সাঃ রর 
৯ মেঘ উথ্থিত এবং আশার ও ভয়ের বিজলী তোমাদের যিনি তিনিই অভিভাবক কোন স্ব 
" করেন (জন্যে) দেখান সেই সতা 
2 ১৪৩ রে পর্ণ 2) পা ৩ পা ৪৩৫১১ ৬৫ ৮ Zt 
105১1555৫2৯ 05 ভিডি? ১ ৩৩ 754 ৩0388 
সু তিনি এবং তার ভয় থেকে ফেরেশতারাও এবং তার প্রশংসার মেঘ মহিমা এবং (পানিভরা) ঘ 
ছু পাঠান সাথে bs প্রকাশ করে ঘন সক 
AB ৮৫ ৬ . ad 3p ৫ 511 পি ও 524 A Ld 
১১ 2 5501৬ ০৮১৬ পি 5 র্ভে ৩০ ৩ আগ 055 
সর তিনি অথচ আল্লাহর সম্বন্ধে বাকবিতন্ডাকরে তারা তথাপিও ইচ্ছে তা অতঃপর গর্জনকারী স্ত্ 
করেন দিয়ে আঘাত করেন টি 
| B i 
- ode ৩১৬ 


- শক্তিশালী প্রবল 
সর ১০) তোমাদের মধ্যে কোন ব্যক্তি উচ্চস্বরে কাত আজাব A | | 


| আলোয় চলতে থাকুক আলাহর কাছে তাদের কার্যক্রম সমানভাবে জানা। (১১) তার পক্ষ থেকে আগে ও পিছে প্রহরী রয়েছে, সু 
| আল্লাহর নির্দেশে তারা তাকে হেফাজত করে। প্রকৃত কথা এই যে, আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত ঘন 
সরু জাতির লোকেরা নিজেদের গুণাবলীর পরিবর্তন না করে। আর আল্লাহ যখন কোন জাতির অকল্যাণ করার সিদ্ধান্ত নেন তখন রদ সু 
্র হওয়ার নয়! আল্লাহর বিরুদ্ধে এই রকমের জাতির কেউ সহায়ক ও সাহায্যকারী হতে পারে না। (১২) তিনিই তোমাদের সামনে সত 
সর বিদ্যুৎ চমকিয়ে থাকেন, kl ale ELL Alle th Sl LAL LD SL RSL ll 
| (১৩) মেঘের গর্জন তারই প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করে ৬। আর ফেরেশতাগণ তার ভয়ে কম্পিত হয়ে তার তসবীহ স্ 
তরু পড়ে। তিনি গর্জনকারী বন্ধকে পাঠান এবং (অনেক সময়) তা যার উপর চান ঠিক সেই অবস্থায়ই নিক্ষেপ করেন তথাপিও | 
তর লোকেরা আল্লাহ সম্পর্কে ঝগড়ায় নিয়োজিত থাকে, অথচ তার কৌশলপূর্ণ চাল বড়ই প্রবল ও পরাক্রান্ত। শ 


ঘর ()। অর্থাৎ মেঘের গর্জন এ সত্য ঘোষণা করে যে, যে আল্লাহ এই বাতাস প্রবাহিত করেছেন, এই বাষ্প উিত করেছেন এবং ঘন সট 


তর মেঘ জমা করেছেন, বিদাকে বারি বর্ষণের উপায় স্বরূপ করেছেন এবং এভাবে পৃথিবীর সৃষ্ট জীবসমূহের জন্যে পানি সরবরাহের স্ 
শি শশিশশ শে শশেশশেশেশিশশশি শে শে শশা 


Is 


টা 


চক 


সুরা আর-রাদ -১৩ ৭০ পারা-১৩ 
পা = গর জাজ হজ তা জর ভিজা তবে রত ভা চর চোর হে ছে ভা ঢা ভার জার চে হত! ভর 898 চর হাতা রা রর উতর দু চি ই 
5 পু চা রি টি 27 2 PAE SNE পভ পে 2 cE 
ns ORI শা BD ৩৫ ০৮৩৬ ওতো CS) ১১৮১ dE 
প্র কোন তাদেরকে তারা সাড়াদেয় না তাকে ছাড়া ডাকে যারা এবং সত্যের আহবান তাঁরই | 
কিছুর (অন্য কাউকে) জন্যে সব 
» MY ৮5 rz BA 2127, NA 2% AA ৫ 
2626 3 ৮৭৬ % 4 6৩ তি গুতো ORS SSE 
ডাক নয় এবং তার কাছে তা নয় অথচ তার যেন পানির প্রতি তার যেমন এ 
পৌছবার মুখে পৌছে : ASL i 
টি পে 11 ৫ পা ৩৫ $ পি মি ৫) পাঠ ৬ 
৪৮৮ 2 ৬১৮০ ৩৩৮ ৩৪০০ 9 20০৮০ 5 5) Cp 
ও আকাশ মন্ডলীর মধ্যে যা কিছু সিজদা আল্লাহকেই এবং ভ্রান্তির মধ্যে এ কাফেরদের ষ্ব 


ee Ce ot! 

৫ ১৮ 51 হুল ৬8255. তা ৫ 

3 ৯৮৫০৫ ১০0০৩৮০১ 3 ১৩৪৯৪ $03 568 

ও আকাশ রব কে বল সন্ধ্যাসৃহে এবং সকাল তাদের এবং অনিচ্ছায় অথবা ইচ্ছায় ঘ 
মন্ডলীর (নত হয়) সমূহে ছায়াগুলিও 


j Hl 
2৮৫ রণ ১ ৮৮ ৯৫৮৮1৮৫2১১১ ১৬ ১ ৫৫৮৫4 ৯2 চি 2 ৯:০৫ 
শা ১০৮১০ 9৩351455553 ৩৩৩৪ ৮2)। ০598 
টুন তাদেরনিজেদের তারা সক্ষম না অভিভাবক তার পরিবর্তে তোমরা তাহলে কি বল ( তিনিই) বল পৃথিবীর গু 
পু, চি টিতে 22 A 4127 ET সী ও রি 
RY, EAE ৮০০৩০ চিনা 2০৬৭ ৮০৪০০০১৭০ $ Gn 
ও অন্ধকার সমান হয় কি অথবা চক্ষুমান ও অন্ধ সমান হয় কি বার যা যা 
সমূহ ক্ষতির লাভের 
Eo Ad LIL NUNEL oll 41 4 LUE ১) Add পাছা) প্র 
৪,50০ GEN 29 495 ১8৫ 565 2h GS 25050 ॥ 
EB তাঁদের সৃষ্টি একারণে যেমন তারা কি শরাকদের আল্লাহর তারা স্থির (তবে) আলো ঘর 
চু উপর বিভ্রান্তি ঘটিয়েছে তার সৃষ্টি সৃষ্টিকরেছে জন্যে করেছে কি [| 
(১৪) তাকে ডাকাই (আহবান) করাই বাস্তব ও যথাযথন। আল্লাহকে বাদ দিয়ে এই লোকেরা আর যে সব শক্তিকে ডাকে তারা তাদের 
ডাকের কোনই জওয়াব দিতে পারে না। তাদেরকে ডাকা তো এমন ব্যাপার, যেমন কেউ পানির দিকে হাত প্রসারিত করে তার নিকট 
(আবেদন জানায় যে, তুই আমার মুখের মধ্যে পৌছে যা। অথচ পানি সে পর্যন্ত কখনো পৌছবে না। ঠিক এমনি ভাবে কাফেরদের 
ত্রসাহায্যের আহবান তাৎপর্যহীন, তা ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। (১৫) আসমান যমীনের সব জিনিস তো ইচ্ছায় হোক অনিচ্ছায় 
| হোক, কেবল আল্লাহর সিজদা করে।৮।তাদের ছায়া সকাল-সন্ধ্যা তারই সমানে নত হয়” (সিজদা) (১৬) এই লোকদেরকে জিজ্ঞাসা 
কর, আসমান ও যমীনের রব কে? বল আল্লাহ। তাদেরকে আরে! বল যে, এই যখন প্রকৃত ব্যাপার তখন তোমরা কি তাকে বাদ দিয়ে 
এমন সব উপাস্যকে নিজেদের অভিভাবক মেনে নিয়েছ যারা খোদ নিজেদের জন্যও কোন উপকার বা ক্ষতি করার ক্ষমতা রাখেনা 
স্রবলঃ অন্ধ ও চোখওয়ালা লোক কি কখনো এক হতে পারে? আলো ও অন্ধকার কি কখনো এক ও অভিন্ন হয়? তা যদি না হয় তা হলে 
এদের নির্দিষ্ট শরীকরাও কি তীর সৃষ্টির মত কিছু সৃষ্টি করেছে যে, এর কারণে এদেরও সৃস্টি করার ক্ষমতা আছে বলে সন্দেহ হয়েছে? 
বহা করেছেন তিনি নিজের জ্ঞান ও বিজ্ঞতায় পূর্ণ। নিজের গুনরাজিতে অকলংক এবং নিজের কৃতিতে অংশবিহীন। পশুদের ন্যয় 


যারা মাত্র শোনে তারা তো মেঘের গর্জনে শুধু গর্জনের আওয়াজটুকুই শুনতে পায়, কিন্তু যাদের জ্ঞান- বুদ্ধি ও আত্মচেতনা সম্পন্ন কান 
8 আছে তারা মেঘের ভাষায় তৌহিদের -আল্লাহর একতের ঘোষণা শুনতে পান। (৭) আহবান করার অর্থ নিজের প্রয়োজন ও অভাবের 
8 সাহায্যের জন্য আহবান করা। এ কথার মর্ম হচ্ছে প্রয়োজন পূর্ণ করার এবং দুঃখ-কষ্ট ও বাধা-বিপত্তি দূর করার সমস্ত ক্ষমতা একমাত্র 
তারই হাতে। সুতরাং প্রার্থনা মাত্র তারই কাছে জানানো উচিত। (৮) সেজদার অর্থ আনুগত্যে বিনত হওয়া, আদেশ পালন করা ও 
আত্মসমর্পণ করা।(৯) ছায়া সমূহের সেজদা করার অর্থ হচ্ছেঃ বন্তুর ছায়া সমূহের সকাল ও সন্ধ্যায় পূর্ব ও পশ্চিম দিকে পতিত হওয়া, 
| এই সতোরই নিদর্শন যে, সব জিনিসই কারো নির্দেশের অনুসারী, কারো নির্ধারিত আইনের অধীন। Il 


ই রঃ রা রে রা রা রা জে রা রা চার রা চা রা ভার রে চা LETT ELT হে হা রা রায় রা চুরি 


An লিলা পি ৭১ পারা-১৩ 
46 জার ভর আর চো জিভ আর সে পর তি হে CEE জাজ C50 জে তে ছা লা চা ME আতা চো রে চা চ জা রা জর রাত মা ON Ry 
BG ৮2945 NEM 4621 এত ZL ১6 2114 SL 2 
2 70102059550 ৩৯5 2 $ ৮ LE YE | ০3৪ 
প্রপানি আকাশ থেকে তিনি বর্ষণ সর্বজয়ী এক তিনি এবং কিছুর সব রষ্তা আল্লাহই বল 


LOLS 2৫ 


তা 2 ০টি ৬৮৩৯৫ ৮ ৮৮16৫ AAA 4৫ > VM A ০৯, 5 রর 
103055 bs 5১21৩24০250 EOE 


ul তারা তা থেকেও এবং উপরিভাগে ফেনা অতঃপর বহন তার উপত্যাকা ফলে 


প্রভ্বলিত করে যা করে পরিমাণমত সমূহ প্লাবিত হয 
5৬১29 2d full (420 BAZ পপ ১৫৮৮1 ১%.+ ৫ & Af 
lah) op YN GE H 2০৩ Gn CDG 2৩5৪ 
সু আল্লাহ উপমাদেন এভাবে তারমত টতৈজসপত্র বা অলংকার (বানাতে) আগুনের মধ্যে তার রশ 
উপর 
HB ss AA ANG BA Wis sl srk I A AE L 
BELL AE CS ES ৩৩৩৫ GHEE 8 0500528 
E এতাবে লোকেদের উপকার যা আর অকেজো এভাবে ফেনা অতঃপর বাতিকে ও হক ষ্ু 


সুর হিতি পায় করে ১ হয়ে _ চলেযায় Lo রি 
2 BEE GILOIEH এ) ৩৬৬ ৪)১৫০৪:৭।&৫ 
তাদের 


সাড়াদেয় (তাদের)জন্যে দৃষ্টান্ত আল্লাহ বর্ণনাকরেন এরূপে যমীনের মধ্যত 


তর রবের(কথায়) ূ যারা সমূহ এ ছু 
Enz ১4 ক 8146 ০০৭ এর ৮৫ ৫1555 £24, অর্শ পরি বা? Loo 
শ ৮৯ ০৮০) ও ৪012 HB 32 পি ৩৬১ ৩১৬০৪ 
পু সমস্ত পৃথিবীর মধ্যে যা জন্যে হয় যদি তাকে সাড়া দেয় না যারা এবং কল্যাণ ছু 
E,, 1 A ৮ ঠা 394 টি পর্ন 5 ৫৫5 Fr ৫ পা 2 ্ 
প্রাগা১৩ 5 8৩৩০৭] ঠিক পি ৩১১ ৪ 15৩০১১ ৪5০ 455 2৪ 
রী তাদের এবং %হসাব মন্দ তাদেরজন্যে তঁ তারা অবশ্যই তার সাথে তার আরও 
টির ৫1৫ / হি by £ HEA: 
G2 ৬৫ ১ রন £31 0৮ AG IAEA ০ PAL 2 পু A PAA 
৪০৩ ০১৭ ৩2-5831091 ৩৫1৩ ০৯১০ ১9 ৩2, পা 
প্র সত্য. তোমার থেকে তোমার ” নাযিল যে জানে তবেকি আশ্রয় হল অতি এবং জাহান্নাম 
রবের প্রতি করা হয়েছে যা i 


EE Em EE 
G~ 
বু 
এ 
৬১ 
৬১ 
CL 
৮৯ 
৯ 
A 3 
২ 
aA 
৮০০ 
টা 
টু 
পট 
lu 
৬ 
XN 
N 
|] 


বল প্রত্যেকটি জিনিসের সৃষ্টিকর্তা কেবল মাত্র আল্লাহতা + আলাই | তিনিই একক, তিনিই সর্বজয়ী।(১৭) আল্লাহ আসমান হতে পানি 
বর্ষণ করেছেন ও উপত্যাকা সমূহের(নদী-নালা) নিজ নিজ ধারণ ক্ষমতা অনুপাতে তাকে বহন করে নিয়ে চলেছে। আবার প্লাবন 
প্রি আসলে, তখন উপরিভাগে ফেনাও জেগে উঠে। আর এই রকমের ফেনা সেই সব ধাতুর উপরও জেগে উঠে যা অলংকার ও 
তৈজসপত্র বানাবার জন্য লোকেরা গলিয়ে থাকে।এই উপমা দিয়ে আল্লাহ হক ও বাতিল এর ব্যাপারটিকে স্পষ্ট করে তুলেন। যা 
ঘি ফেনা তা উড়ে- উঠে যায়, আর যা মানুষের জন্য কল্যাণকর তা যমীনে স্থিতি পায়। এই ভাবে আল্লাহতাআলা উপমা দিয়ে নিজের 
কথা বুঝিয়ে থাকেন। (১৮) যে সব লোক তাদের রবের আহবান কবুল করে নিল তাদের জন্য কল্যাণ রয়েছে । আর যারা তা কবুল 
চী করল না, তারা যদি দুনিয়ার সমগ্র সম্পদেরও মালিক হয়, আরো তত পরিমাণ সেই সাথে, তা হলেও তারা আল্লাহর পাকড়াও হতে 
বাচার জন্য এ সব কিছুকে বিনিময় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এরা সে সব লোক যাদের নিকট হতে খুব সাংঘাতিকভাবে হিসাব 
গ্রহণ করা হবে। আর তাদের পরিণতি জাহান্নাম। তা অত্যন্ত খারাব ঠিকানা। চা 
কুকু-৩ (১৯) এ কি করে সম্ভব! যে ব্যক্তি তোমার রবের এই কিতাবকে-যা তিনি তোমার প্রতি নাযিল করেছেন- সত্য বলে জানে, 


আর যে ব্যক্তি এই মহা সত্যের ব্যাপারে অন্ধ এরা দুজনেই সমান হয়ে যাবে? উপদেশ তো বুদ্ধিমান লোক মাত্রই কবুল করে থাকে৷ 


সূরা আর-রাদ -১৩ ৭২ পারা-১৩ 
জারির রাজের রা রত রর নে 
১ঠি ১৪ ৩ ০ 


৫8১56250503 ও 25485 8 3 91১৪৪ OF 5 0৬০৪ 


রি 


অক্ষুন্ন যারা এবং 2৯৬ পূর্ণকরে যারা সু 


tt 
টি 


0 
i 


EECA পাপ পে ৩৫৩ র্‌ 
EL 0200662৮669 0222452০০০৪ 01০ 20 rn 


হিসাবের বি উপ এবং তালের কও অক্ষুন্ন রাখতে তা আল্লাহ নির্দেশ | 


রবকে সন্বদ্ধে গড়া 
৫ তত 1:2৫ ০ সর্দি |e ER 
৮ [sR ৪ ৮6৮৬০) 1৮০81 5 (৪2১ ০ AEH 19০ 091 - 
ঘ(তো)থেকে তারা ও নামাজ তারা প্রতিষ্ঠা এবং তাদের সন্তুষ্টি চার সবর করে যারা ক 
প্র যা খরচকরে করে রবের 
Bod TS €₹54 > পেলে পা ১০12০ 8 
৪: এর 02083 5 পর 5 1 GHG 
3 / 
দের জনয এসব লোক . মন্দকে ভাল দিয়ে ডি এবং প্রকাশ্যে ও গোপনে অভ 
(রয়েছে) রিজিক দিয়েছি 
EL 2 ৯4৫ ANAT DL 4৪০ 
1S hl Ce FL 02 ৫43৩৫ ৩৫ ৩১৪ LEO Gt 
ও তাদের মধ্য সৎকাজ রি রে তাতে তারা জান্নাত ঘর পরকালের সু 
পূর্বপুরুষদের হতে করেছে কেউ প্রবেশ করবে 
i 
BE A ৮৮ ৬ Ad ৮ 5০ তি ৮ ১৪৬১৬ গর 21 
॥ ৩১৩১৫ ৮ 33 GELS £ ০5522১25551 & 
দরজা প্রত্যেক ১6 ১০ দা তাদের পতি- ছু 
|| 
| কাছে (উপস্থিত হবে) সন্ততিদের পত্মীদের - 
1 & ৫ ৫2৮৯৮ পা 
ভি 25 oy 21৮ ্ 
- OM 3 ০০ ৫৬ পে 
নু ঘর পরকালের অতএব তোমরা একারণে তোমাদের 1 
টি কতই উত্তম সবর করেছ যা উপর (বর্ষিত হোক) 
- - 


(২০) আর তাদের কর্মনীতি এই হয় যে, তারা আল্লাহর সাথে কৃত নিজেদের ওয়াদাকে পূর্ণ করে থাকে,এবং তারা অঙ্গীকার ভঙ্গ নু 
করে না। (২১) তাদের আচরণ এই হয় যে, আল্লাহ যে সব সম্পর্ক-সম্বন্ধকে বহাল রাখার নির্দেশ দিয়েছেন তা সব বহাল রাখে, - 
নিজেদের রবকে ভয় করে, আর তাদের নিকট খুব খারাব ভাবে হিসাব নেয়ার আশংকা করে। (২২) তাদের অবস্থা এই হয় 
যে,তাদের নিজেদের রবের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, নামজ কায়েম করে, আমাদের দেয়া রেযক হতে প্রকাশ্য ও - 
গোপনে খরচ করতে থাকে। আর মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করে। বস্তুতঃ পরকালের ঘর এই লোকদের জন্যই নির্দিষ্ট। (২৩) 
অর্থাৎ এমন বাগ-বাগিচা, যা তাদের জন্য চিরদিনের বসবাসের জায়গা হবে। তারা নিজেরাও তাতে প্রবেশ করবে, আর তাদের 
বাপ-দাদা, তাদের স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানদের মধ্যে যারা নেক ও সৎ তারাও তাদের সঙ্গে সেখানে যাবে। ফেরেশতারা 
প্রত্যেক দরজা দিয়ে তাদের সম্বর্ধনার জন্য উপস্থিত হবে।(২৪) এবং তাদের বলবেঃ ' তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, তোমরা 
দুনিয়ায় যেভাবে ধৈর্য অবলম্বন করেছিলে, তার দরুন আজ তোমরা এর অধিকারী হয়েছ।' কাজেই কতই না উত্তম পরকালের 
এই ঘর। 


লহ দলিল সি শত পারা-১৩ 


শা 
EE 22 ,/2 ALIA 27 > ৬) পাপা A232 28 
৪৮ ৩ ০১৮০ 24556 ৩৩৫ 02 MIG 05284 GNI 
& নির্দেশে যা কেটেফেলে ও তা(দৃঢ়ভাবে) পরে আল্লাহর ওয়াদা ভংগকরে যারা এবং 
টু দিয়েছে বেধেনেয়ার ্ 
৫2৫5 রাতে ১ ভ্ধে চি শর্ট 2০ 22 2222 il 
১ Kal ০8৮18 ৩১৬৮ 2 ০৮০৮০ BS 208 
এবং অভিশাপ তাদের এঁসব যমীনের মধ্যে তারা ফাসাদ এবং জুড়ে দিতে তা আল্লাহ ছু 
নু জন্যে লোক করে সম্পর্কে ্ 
রা ডা রায় ACL ৩+4 পূরণে 2৬ চিএর্ত ৮৩৩ ৫ জা ১০৮৫ 
1 2৬৩৪ 2 2৮4 ০5 339) Ee BVO IN IH " 


তারা উল্লাসিত এবং পরিমিত এবং তিনি যাকে রিযক প্রচুর দেন আল্লাহ ঘর নিকৃষ্ট তাদের ু 
৮ হয়েছে দেন ইচ্ছে করেন জন্যে 21 7 
9১2৮৮8565৮৫ 4) শন (5৮8 Al ১৫৮ 1440s; 
805 506৬ ১) 82৯1৬ GO 8৯০ ৩ GCM BCE 
ছু বলে এবং (ক্ষণস্থায়ী ছাড়া আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন নয় এবং দুনিয়ার জীবন ছু 
B ভোগ সামগ্রী নিয়ে ছু 
E~ * > LL ৫ 22 ৬৫ ৩৬ EAA HH পা 82 হি 2947 Aon || 
শা ৩1০১১ ৩০ তা 2৬ 71 ৯৯ 1) 2৩] 
ন পথভ্রষ্ট আল্লাহ নিশ্চয়ই বল তার থেকে একটি তার নাযিল কেন অস্বীকার যারা টু 
সু করেন 5 f নিদর্শন উপর করাহল না করেছে রর 
251225570৮5 ONAL ৮ 4৫ ৫ ৫) শে ৩৮ ৫ 5 
EOS 51৯০2 58৩6 ক ৩ এ) ৬৩৫ 2 FE ৬০৪ 
টন শান্তিলাত ও ঈমান যারা ফিরেযায় যে তার পথ ও তিনি যাকে সু 
নু করে এনেছে দেখান ইচ্ছে করেন ১ - 
৮৮০ OL A EAC পল ৬ ডি Ad ৬ er 2 225% 
544 
যারা অন্তরসমূহ শান্ত লাভ আল্লাহর স্মরণে জেনে আল্লাহর স্মরণে তাদের 
ঁ করে pe রাখ অন্তরগুলো “ 
ATED 22 NE 2! lL ANE ১) 
= ৩৬৩ ০০৮ 8 UP ৩৯৪০) 1১৬৮ 5 গে এ 
গন্তবাস্থানও উত্তম ও তাদের কল্যাসমৃহ নেকী সমূহের কাজ ও জমান প্রি 
ট (পরিণতি) জন্যে রয়েছে করেছে এনেছে গর 
a (২৫) আর যেসব লোক আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি কে শক্ত করে বেধে নেয়ার পর ভংগ করে, যারা সেই সব সম্পর্ক-সম্বন্ধ কেটে 
ৰ ফেলে যা জুড়ে রাখার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর যারা যমীনে ফাসাদ সৃষ্টি করে- তারা অভিশাপ পাওয়ার উপযুক্ত! আর | 
ll 


তাদের জন্য পরকালে অত্যন্ত খারাব জায়গা হবে। (২৬) আল্লাহ যাকে চান প্রচুর রিযক দান করেন, আর যাকে চান পরিমিত 

পি পরিমাণে রেযক দেন। এই লোকেরা দুনিয়ার জীবনের আনন্দে নিমগ্র হয়ে আছে। অথচ দুনিয়ার জীবন পরকালের তুলনায় এক 

& সামান্য পরিমাণ সামগ্রী ছাড়া আর কিছুই নয়। 

রুকু-৪ (২৭) এই লোকরা যারা (হযরত মুহাম্মদের (সঃ) রেসালাত ও নবুয়্যত মেনে নিতে) অস্বীকার করেছে, বলেঃ ' এই i 

ব্যক্তির প্রতি তার রবের নিকট হতে কোন নিদর্শন অবতীর্ণ হল না কেন? বল আল্লাহ যাকে চান পথ ভ্রষ্ট করে দেন এবং তিনি তার 
দিকে যাওয়ার পথ তাকেই দেখান যে তার প্রতি ফিরে যায়।(২৮) এই ধরনের লোকেরাই (এই নবীর দাওয়াত) মেনে নিয়েছে এবং 

শু তাদের দিল পরম শান্তি ও স্বস্তি লাভ করে, আল্লাহর সুরণের কারণে । জেনে রাখ, আল্লাহর স্মরণ আসলে সেই জিনিস যা দিয়ে দিল 
পরম শান্তি ও স্বস্তি লাভ করে থাকে। (২৯) অনন্তর যেসব লোক হক দাওয়াতকে মেনে নিয়েছে ও সৎকাজ করেছে তারা সৌভাগ্যবান। 
আর তাদের জন্য আছে অতি উত্তম পরিণতি। i 


শব্দার্থে কুর-৪/১০-_ 


সূরা আর-রাদ -১৩ ৭৪ পারা-১৩ 
4টি চর হয উর জা হা ঢা চর জর তা জে EE হার ভর পাছে তে EEE হরর পে তর চা ঢা চা ভ ভোর রগ চাচা উতর রর EEE জা ভার Ry, 


AANA 15৫ ১ 244 24 4% 5% 7৫118 
552 পেশা ৩৪ ৩০০ ৩৪ 2771 

জাতি পূবে অতীত নিশ্চয়ই এক মধ্যে তোমাকে আমরা (হে মুহাম্মদ) ছু 
হয়েছে জাতির পাঠিয়েছি (রাসুলরূপে) এভাবে 
Ed 


1 ১4৫ L282 2 LESH 2 ধরণ) ৮ ০৭ পু 
এ ৬ ০৫ 1 $৩3) ৬৪2 3৩০৪৫ 
ত এ 


HEE চর 

সি 

চে 

kD) 
BL FLO 


তিন অতীব অস্বীকার করে তোমার আমরা ওহী যো তাদের কাছে 
রশ দয়াময়কে অবস্থায়ও প্রতি করেছি Hj 
৫৫ / লিটা ৫০ ১৫৫৫৮) 2)01 725 
1৮ 5৩05 4) 3 LISS 45 ০% OLN ৩০৪ 
যে যদি এবং আমার তারই এবং আমি ভরঘা করেছি তারই তিন ছাড়া কোন নাহ 2 
- (এমন হত) প্রত্যাবর্তন দিকে উপর ইলাহ রব 
€ ৭2 24 2 24 2৮৮2 ১৫ ১৮ 2/02 | 2 
1d mE 2 ০০১০ 2 S955 ঠা ও 2 ০০৭ (08 
ুতাদিয়ে কথা বলান অথবা  যমীনকে তা্দিে খণ্ডিত করা বা পাহাড় তা গতির্গাল (এই) ঘর 
2 24 পণ পরত ৫১06৫ IHL M223 B27 ue 122 4১১৮ 
EY 51 551 02৬৬1০৯৮৪৩৫ পিই তি) এয 03 ১৫৮ 
মন যদি যে ঈমান যারা নিরাশ তবেকি সমস্তই বিষয় আলাহর বরং মৃতদেরকে(তবুও ছু 
এনেছে হয়েছে না ইখতিয়ারে তব 
2292 2 294A 732 EIA AN AMAA ভু ৫ প্র 5৬ তে 
৪০259 BS CG OG 5৮৯ দেও ৬৩৩ 2) চে 
সরু তাদের যারা সর্বদাই এবং সকলকে লোকদের অবশ্যই আল্লাহ ইচ্ছে ছু 
দ্র পৌছবে করেছে পথ দেখাতেন করতেন গরু 
* jb #470 জ ০ ৫52 812% ১৫ 22১0 টি রা 
৪৮2১1 ৩৩০ 38 (৩89১ ৩৫ wy 0০ 21 2393 1১৩০ ১৪ 
Hl আল্লাহর ওয়াদা আসবে যতক্ষণ তাদের ঘরের নিকটে নেমে অথবা বিপদ তারা একারণে স্ত্রী 


না আসবে করেছে যা 
প্রত (হে মুহাম্মদ!) এরূপ মর্ধাদারসাথে আমরা তোমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছি১০। এমন এক মানবগোষ্ঠীর প্রতি যাদের ৃৰে মী 
বহু সংখ্যক মানবগোষ্ঠী অতীত হয়ে গেছে, যেন তুমি এই লোকদেরকে সেই পয়গাম শুনাতে পার, যা আমরা তোমার প্রতি নাযিল সর 
করেছি। করেছি এই অবস্থায় যে, এই লোকেরা তাদের অতীব অনুগ্রহ সম্পন্ন আল্লাহর অমান্যকারী হয়ে রয়েছে। তাদেরকে বলঃ 
“তিনিই আমার রব, তিনি ছাড়া আর কোন ইলাহ নেই , তারই উপর আমি ভরসা করেছি, এবংতারই দিকে আমার প্রত্যাবর্তন i 
i (৩১) আর যদি এই কুরআন এমন হত, যার শক্তিতে পাহাড় চালান যেত বা যমীন দীর্ণ হত কিংবা মুর্দারা কবর হতে বের হয়ে কথা 
বলতে শুরু করত? (এ ধরনের নির্দশন দেখানো কঠিন কিছুই নয়)কিন্তু তারা ঈমান আনত না বরং সমস্ত ক্ষমতা-ইখতিয়ার তো 
আল্লহরই হাতে রয়েছে। ১৯। ঈমানদার লোকেরা (এখন পর্যন্ত কাফেরদের দাবী দাওয়ার জবাবে কোন নিদর্শন যাহির হওয়ার জন্য 
রি আশায় উদগ্রীব হয়ে বসেছিল এবং তারা এই কথা জানতে পেরে) নিরাশ হয়ে যায়নি যে, আল্লাহ চাইলে সমস্ত মানুষকেই হেদায়াত 
দান করতেন১২? যে সব লোক আল্লাহর সাথে কুফরীর আচরণ অবলম্বন করে রেখেছে তাদের উপর তাদের কার্যকলাপের কারণে ছু 
রি কোন না কোন বিপদ আসতেই থাকে, কিংবা তাদের ঘরের নিকটে নাযিল হতেই থাকে, এই ধারাবাহিকতা চলতেই থাকবে যে পর্যন্ত টী 
না আল্লাহর ওয়াদা এসে পূর্ণ হয়। | 
(১০) অর্থাৎ এসব লোক যেসব করে সেরূপ কোন নিদর্শন ছাড়া( ১১) অর্থাৎ নিদর্শন বা নিশানী না দেখানোর অর্থ 
এই নয় যে আল্লাহতাআলা তা দেখাতে অক্ষম । বরং প্রকৃত কারণ হচ্ছে এ পন্থায় কাজ করা আল্লাহতা' আলার মসলেহাতের বিপরীত, 
তার বিচক্ষণতার সংগে সংগতিপূর্ণ নয়। কারণ লোকদের চিন্তা ও দৃষ্টির সংশোধন-সংক্কার ছাড়া হেদায়াত সম্ভব নয়। ১২। অর্থাৎ 


প্র সমঝ-বুঝ ছাড়া যদি মাত্র বোধহীন বিশ্বাসই উদ্দেশ্য হতো তবে তার জন্যে নিশানী দেখানোর আনুষ্ঠানিকতার কি প্রয়োজন ছিল? ছু 
উঠ জজ জজ ভর তত জা হা হর চর জহর চে হর ভা হে উজ হা জা জাত চে হর হাঃ মতে ছা হও ছাহ চি হের জজ আম আত চর যর টি 


সূরা আর-রাদ -১৩ ৭৫ পারা-১৩ 
শাকিরা EET SEE EME FRE EET EEE EE 
ns 2 ০৮০ 6761 I 59 58251 489 4 318 ৪6 
i 


রসূলদের বিরুপ করা টি রা ওয়াদার a না আল্লাহ পু 
সু ক সাথে হয়েছে 


॥১-$ ০০৪ LE ৬৫6 একতা তি BAS 2050 জু ga 
sO ৩৩৪ 9৬6 ৬৬৩ SU 0৫ ৫ ৬৪৬৪ 


" তবেকি আমার ছিল অতঃপর তাদের আমি এরপর উই দি অতঃপর আমি দু 
সেই (সত্তা) শাস্তি 2 ধরেছি যারা এ 
তে AEA LV EX AAS ৮৫ ৮ 

- 565 4, HEE ২ ৬6৮৮০ YE 064) রড 2 

সু বল te আল্লাহর তারা সে উপার্জন এ সম্পর্কে প্রাণীর প্রত্যেক উপর ৪ 
শ সমূহ জন্যে বানিয়েছে কচ করেছে যা | - 

পর্ণ ৬৪ (19 ৬ BTCA ৮ পিপি 4 ১ ১৫ 
-% ৯১১৪ £ 421 ০%8। ও ১৩ ন্‌ ৩ 2৮০ চিরে (শন ছু 
শ বহিঃ” অথবা & তিনি না এসম্পর্কে তাকে তোমরা কি তাদের বল স্তর 
ঢু প্রকাশ জানেন যা খবর দিচ্ছ - 

2 A £5 2225 2294 পাঠ এ ৬৩০০৫ ১৫৫ 
রশ পথ থেকে নিবৃত্ত করা এবং তাদের কুট অস্বীকার (তাদের) জন্যে শোতনীয় বরং (অর্থহীন) 
- হয়েছে কৌ | কর যারা . করাহয়েছে ০ কথার - 

2 A M4 24 28 2৮৪ 
i 64 ৬2 ৬ 24) ০৯০ HET 
রি পথ প্রদশক কোন তার অতঃপর আল্লাহ পথ ভ্রষ্ট যাকে এবং 
|| জন্যে নাই করেন E 
ন নিশ্চয়ই আল্লাহ তীর ওয়াদার খেলাফ করেন ন নু 


সু রুক্‌-€ (৩২) তোমার পূর্বেও বহু নবী-রসূলকে ঠাস্টা-বিদ্রুপ করা হয়েছে। কিন্তু আমি সব সময়ই অস্বীকার ও অমান্যকারীপের সু 
চিল দিয়ে এসেছি, আর শেষ পর্যন্ত তাদেরকে পাকড়াও করেছি। লক্ষ্যকর, আমার শান্তি কত কঠিন ছিল। (৩৩) যিনি প্রত্যেকটি 
“UL Gi LES MN GS cds ol eis SNe dls Hal 
৮8৮৮৮8৮৮৮১৮ 
ভু তোমা কি আল্লাহকে এক নতুন সংবাদ দিচ্ছ যা তিনি নিজের যমীনে আছে বলে জানেন না?’ কিংবা তোমরা বাস্‌ মুখে যা আসে গু 
তাই বলে ফেলছ? প্রকৃত কথা এই যে, যে সব লোক হক ও দাওয়াত মেনে নিতে অস্বীকার করেছে, তাদের জন্য তাদের কুটকৌশল+” মু 
সু = হকে আকষণীয় বানিয়ে দেয়া হয়েছে। তা ছাড়া আল্লাহ যাকে ভ্রান্তি নিক্ষেপ করবেন তাকে পথ দেখাবার কেউ নেই। রী 
কোর 
শ আল্লাহ তো জমন্ত মানুষকে মু’ মিনরূপে পয়দা করে এ কাজ করতে পারতেন।(১৩)। কারণ হচ্ছে, iL SE" 
ঢু সমহকে, যে ফেরেশতা ও আত্মাদেরকে অথবা যে সাধু ও মহৎ ব্যক্তিদের ইলাহী গুণ ও ক্ষমতার অধিকারী বলে মনে করা ও যাদেরকে 
ছার বিশেষ অধিকার সমূহে অংশীদার গণ্য করা হয়েছে আসলে তাদের মধ্যে কেউই কখনও না এই গুণ- ক্ষমতাগুলি নিজেদের 
চহ কলির বত ক RE RY 
আমাদের উদ্দেশ্য উপসনার অনুষ্ঠানগুলি পালন কর, আমরা তোমাদের অভিষ্ট কাজ সম্পন্ন করে দেবো। বরং চালাক ও চতুর সু 
85110850155 83558858558 85781755785 
কতকগুলি কৃত্রিম রব গড়েছে। সাধারণকে সেই সব ঠাকুর- দেবতা ও কৃত্রিম আল্লাহর প্রতি বিশ্বাসী বানিয়েছে ও নিজেদেরকে কোন সর 


না কোনরপে এ সব মিথ্যা আল্লার প্রতিনিধিরূপে পেশ করে মানুষকে প্রতারণা করে নিজেদের সবারথ সিদ্ধি করছে 
| | 


Wh জজ রর জা Em ঢা হা রা তার হা রা জাত হও রা রর ডা EE EE হো হযে আঃ হযে হাতে চুর ঢায চা চা চু হয জর হারা রা টি 


AF) 


i 


সূরা আর-বাদ -১৩ ৭৬ পারা-১৩ 


রি RT EES HTC LTE SNE যেত 

w 25 w 4৯ A 

C2 0 88 8৯ ৩৫৫ 5 GN Bail 3৩1৫০ 0 ৪ 

রী হক তাদের নাই এবং ক্ঠোরতর আখেরাতের বি ক. ইন জীবনের মধ্যে শাস্তি 2 

রয়েছে 

EH Se EXEL A 2, ৮৫৮4 2d a. Le 

৪০5 ৩৪ (৫6,088 (82 ও | পু 6 od, ৬ Al 

সু তরি খেকে প্রবাহিত মুওাকীদের জন্যে ওয়াদা যা ও রক্ষাকারী 

দারা হয় (এমন যে) করা হয়েছে (পরিচয়) বর 
১ পা্ডে পাত ২ ১০৪ 2 টি 492 124৫7 

73৮ 9 5 2) (১ MEET 5] রি 5 > | ৮৪৯) E 

স্ৰী পরিণাম ও (আল্লাহকে) (তাদের) পরিণাম এসর্ব তার ছায়াও এবং চিরস্থায়ী তার ফল “নির্বরিণী পন 


ভয়করে যারা (অবিনশ্বর) সমুহ সমূহ 


পর পি ৮ ১-৪৫৪ 991 ৩৫ | 3, / ০0৫ 2 2 
০ 05 0 055 0 AAS Ci 29301 ০29৬৩ 
রী তোমার প্রতি নাযিল করা একারণে আনন্দিত কিতবি তাদের আমরা যারা এবং (জাহান্নামের) কাফেরদের 
রর হয়েছে যা হচ্ছে দিয়েছি আগুন 


52 2 রা টি ৩০ হেরে 22 ৫৮১৮ 9 Art 2/ EA 

IE 05275 (6) ৩ ১2 HE ০2 শি 054 

আমি (যেন) যে আমি আদিষ্ট শুধুমাত্র বল তার কতক অস্বীকার কেউ বিভিন্নদলের মধ্য আবার 
| 


ES ERB 
চি 


লিল নালা অন্ন গাল শক 


অংশ করে কেউ হতেও 


7 45] 7 ভি গান 

YS ০82 5605 153 2) ৮ SAN 2 Hh 

এ অর্ভাবে এবং অর্ার রই ও আঁমি ডাকি তারই রে না এবং আল্লাহর 

গন্তব্য স্থান দিকে দিকে. ১5 (যেন) 

৫2 পা পাপ »27%21 3/24 
IIE ৩ ৩৫ 28558 CI ৬5 ১৫৮৮০৩৫2৮51 
তোমার কাছে যা পরেও তাদের মনের তুমি” অবশ্যই এবং আরবা ফরমান তা আমরা 
রা অনুসরণ কর যদি ভাষায় নাযিল করেছি 


€ টি 
শঠ১ এ £ 95 05 4) 02 4৫৬৮ পঃ 6 
কোন না এবং অভিভাবক কোন আল্লাহ থেকে তোমার নেই 
রক্ষাকারী (বাঁচাতে) জন্যে 

(৩৪) এই ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনেই আযাব রয়েছে আর পরকালীন আযাব তো তা হতেও কঠিন ও কঠোর। এমন 
ত্র কেউ নেই যে তাদেরকে আল্লাহর আযাব হতে রক্ষা করবে! (৩৫) আল্লাহ-ভীত লোকদের জন্য যে জান্নাতের ওয়াদা করা হয়েছে স্ঁ 
স্তর তার পরিচয় এই যে, তার পাদদেশ নির্বরিণী প্রবাহিত হচ্ছে। তার ফল ফলাদি চিরন্তন এবং তার ছায়া অবিনশ্বর। এই মুত্তাকী সুর 
ঘর লোকদের পরিণাম। আর সত্য অমান্যকারীদের পরিণতি এই যে, তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে। (৩৬) হে নবী, যে 
মু লোকদেরকে আমরা ইতিপূর্বে কিতাব দিয়েছিলাম, তারা এই কিতাঁব- যা আমরা তোমাকে দিয়েছি -পেয়ে সন্তুষ্ট) আর বিভিন্ন ষ্ট) 
ঘু দলের মধ্যে এমন কিছ, লোক আছে, যার; কোন কোন কথা মানে না। তুষি স্পষ্ট বলে দাও যে, আমাকে তো কেবল আল্লাহর দাসত্‌ রী 
রও বন্দেগী করার নির্দেশ দেয়া হয়েছে। আর নিষেধ করা হয়েছে তার সাথে কাউকে শরীক বানাতে। কাজেই আমি তার দিকেই স্তর 
ত্র আহবান করছি। আমার প্রত্যাবর্তনও তারই দিকে। (৩৭) এই নির্দেশের সংগে আমরা এই আরবী ফরমান তোমার উপর নাযিল বর 
্রকরেছি। এখন যদি তুমি তোমার নিকট আসা এই ইলম বর্তমান থাকা সত্ত্বেও লোকদের মনক্ষামনার অনুসরণ কর তাহলে আল্লাহর দর 
মু মুকাবিলায় তোমার না কোন সাহায্যকারী আছে না ভার পাকড়াও হতে কেউ তোমাকে বাচাতে পারে। = 


উহ হযে জর তে ভরা হা চা জে চা হা তক হা আর তের চর ঢা আত রাজা ঢা ছা ছয় ভর তা মা চর চত জট আত দত জে জত চর টি 


সুরা আর-রাদ -১৩ ৭৭ পারা-১৩ 
রহ TE TEE EIR BE Pn 


24 2 2 
2১5১ ৬1931 ৮৮ ৫2 SU J) ৩৫ 28 
ট ও স্ত্রী সমূহ তাদের আমরা এবং তোমার পূর্বে 4 
সন্ততি জন্যে দিয়েছিলাম করেছি 


এ 2 all পর ASE A 4৫ ্ 
89৫0৫ Ey: ably ৪) 2৪৩ (৩৫ 59555 080 I 


NN 


A ৭৮ ৯ 
& একটি কিতাব যুগের জন্যে আল্লাহর অনুমতি এছাড়া কোন সে যে কোন সাধ্যনেই বব 
(আছে) প্রত্যেক নিদর্শন আনবে রসূলের জন্যে 


3 রণ চিরে £2 পূর্ণ ৮৫ 2 পা ৰ PY টি Ul 
ISOLA ঠা 6৩ REE 3H 2 4h 
যদি এবং কিতাব মূল তাঁর কাছে এবং প্রতিষ্ঠা রাখেন ও ইচ্ছে করেন যা আল্লাহ নিশ্চিহ্ন ষ্টী 
আছে টি করেন তর 


7 বং রি 2/ SY 2H 
৪244৫ এ ৬০৮ 51 ৩৩৫ ওত ৬ 0 - 
> দাওয়াত তোমার প্রকৃতপক্ষে উজান রে তাদের ধমক 
চর (পৌছান) দায়িত আমরা (যাই হউক) দিচ্ছি আমরা সু 


০০526 2৭ 6 ৰ TEE 


টু হতে তা সংকুচিত যমীনের আমরা চলে যে তারা দেখে নাই কি হিসাব-নিকাশের আমাদের Al 
- করছি আমরা (উপর) আসছি আমরা দায়িত - 
23 ৮৮৮ 2/০ st ৮ 5 
E~ 2) | 2). ৯১ 2+ ৯৮৩৪ ৩৬: পি aL ৩ 21) 5৬ » G51! 
র্‌ বিলিন দ্রুত তিনি এবং তার ফয়মানার Ee eb আল্লাহ এবং তার পার্শ শে 


০৯ CES OEE 2B 
Je UN Te UE CT Nn 
পবানিয়েছিলাম+5। আর কোন রসূলেরই এই শক্তি ছিল না যে, আল্লাহ্‌র অনুমতি ব্যতিরেকেই কোন নিদর্শন নিজেরাই দেখিয়ে দিবে। a 
্ুত্যেক যুগের জন্যই একখানি কিতাব রয়েছে। (৩৯) বস্তুতঃ আল্লাহ যাই চান নিশ্চিহ্ন করে দেন, আর যা ইচ্ছা প্রতিষ্ঠিত রাখেন। ” 
সু উন্মূল কিতাব” গ্রেহ্ের মূল উৎস) তো তারই নিকট রক্ষিত । (৪০) আর হে নবী, এই লোকদেরকে আমরা যে খারাব পরিণতির ই 
ধমক দিচ্ছি, তার কোন অংশ চাই আমরা তোমার জীবদশাতেই দেখিয়ে দিই কিংবা তা প্রাকাশিত হওয়ার পূর্বেই আমরা তোমাকে 

উঠিয়ে নিই- অবস্থা যাই হোক না কেন, তোমার কাজ তো শুধু পয়গাম পৌছে দেয়া, আর হিসাব গ্রহণ করা আমাদের কাজ। (৪১) 
এই লোকেরা কি দেখতে পায়না যে, আমরা এই যমীনের উপর চলে আসছি এবং তার পরিধি. চারিদিক হতে সংকীর্ণ করে সু 
শর আল্লাহ শাসন ও ফায়সালা দান করছেন, তীর ফায়সালার রদকারী কেউ নেই এবং তীর হিসাব নিতে কিছুমাত্র দেরী ঘর 

লাগে না। 

(১৪) এখানে নবী করীম (সঃ) সম্পর্কে একটি অভিযোগের জবাব দেয়া হচেছ। তারা বলতো যে এতো আচ্ছা নবী যার বিবিও আছে ॥ 
ভু সবার বাচ্চাও আছে৷ TC TTT 
হযরত ইরাহিম ও ইসমাঈলের (আঃ) বংশধর হওয়ার গৌরব করতো। (১৫) উন্মুল কিতাবের অর্থ হচ্ছে মূল কিতাব, অর্থাৎ সেই ছু 

উৎস যার থেকে সমস্ত আসমানী গ্রন্থ নির্গত হয়েছে। (১৬) অর্থাৎ তোমাদের বিরুদ্ধবাদীরা কি দেখতে পাচেছ না যে- ইসলামের ঘর 
গা গলা হত চহ নং তা ক রা বত হা তাছ দা হি ক 

পরিণতির লক্ষণ না হয় তবে এটা কি? আল্লাহতায়ালা যে বলেছেন; ‘আমি এই ভুখন্ডকে বেষ্টন করে চলে আসছি’ এটা হচ্ছে একটা সু 
লে পদ্ধতি। যেহেতু দাওয়াতে হক- সত্যের আহবান আল্লাতাআলারই পক্ষ থেকে হয় এবং আল্লাহতাআলা দাওয়াত সু 
পেশকারীদের সংগেই থাকেন -এজন্যে কোন ভূখন্ডে এই দাওয়াতের প্রসারকে আল্লাহতাআলা এই ভাবে বর্ণনা করেছেন যে, “আমি ঘর 


নিজে এই ভুখন্ডে এগিয়ে চলে 
দি জনসন নন কিনলে রিতা 


সূরা আর-রাদ -১৩ ৭৮ পারা-১৩ 


ডাক তলার 
EME sed ৩৮ 198 চু (১০ ত 5 
Ee | 20 Za (5৮914 তু £ 

“অর্ডএব যারা ie 

করে UE Ug 

পাও ৩ ৯১52৫ ৰ পাঠিত ০ 22 4215 

2১ ০92 5৫58 ০৯ 2 a রে ৩ এ 

যারা বলে এবং ঘর পরকালের কার জন্যে কাফেররা মীঘ্ই এবং প্রতোক সর 


১০পপর্ণ YB 


> ডি De 
Y 7 ৫ 1৬৬৫৬ 2900 06 ০১৬ ১০25 LINDL ই 
ও আল্লাহই যথেষ্ট 


(৪২) এর পূর্বে যে সব লোক অতীত হয়ে গেছে তারা বহু বড় বড় অপকৌশল অবলম্বন করেছিল। কিন্তু আসল চুড়ান্ত সিদ্ধান্তকারী গর 
কৌশল তো পুরোপুরিই আল্লাহরই মুষ্টিতে নিবদ্ধ রয়েছে। তিনি জানেন কে কি সব কামাই-রোজগার করছে। আর অতি শীঘ্রই এই ছু 
সত্য- অমান্যকারীরা দেখতে পারবে- কার পরিণাম ভাল হয়ে থাকে। (৪৩) এই অমান্যকারীরা বলে, ' তুমি আল্লাহর প্রেরিত সর 
(নবী) নও’। বলঃ “আমার ও তোমাদের মাঝে আল্লাহর স্বাক্ষ্যই যথেষ্ট, তার পর এমন প্রত্যেক ব্যক্তির স্বাক্ষ্যই যে আসমান স্তর 
কিতাবের ইলম রাখে ?। 


Ef 2 EMR হি হও তে উর হি চরহ হা হে EE) EL: টা EUG Mi হত! হও হত তা জে DED EE Eau EE RE 


hem om হত mm জা হে জাজ হা হাত হত রাও KE EOE OG TG জরা ভা রর ভা হাঃ 


পৃ হখপ্সাথান -১৮ ৭৯ পারা-১৩ 
€ হত হত হত হজে ভি ভা জি হত জা জেতে DED ES ভিজ হও হাহ ভিত ও হে হও তে ভে হিঃ ও হত হও চুর ছয় 20 ES ভর OD 


সুরা ইবরাহীম 


B ষষ্ঠ রুকুর প্রথম আয়াতঃ-৫1 949৯ 0445254৬৮1০৪ 313--এ উল্লেখিত ইবরাহীম শব্দটিকে গোটা সূরার নাম হিসেবে 
টী নির্দিষ্ট করা হয়েছে। এর অর্থ এ নয় যে, এ সূরায় ইবরাহীমের জীবন চরিত আলোচিত হয়েছে। বরং অন্যান্য অনেক সূরার ন্যায় 
প্র এ শুধু আলামত হিসেবে ব্যবহৃত হয়ছে। অর্থাৎ এ সেই সূরা যাতে হযরত ইবরাহীমের উল্লেখ হয়েছে । 

নাযিল হওয়ার সময় 
i এ সূরার সাধারণ বর্ণনাভংগী মক্কার শেষ পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহের মতই। এ সূরা রা আদ এর নিকটবর্তী কালেই নাযিল 
হয়েছে বলে মনে হয়। বিশেষ করে তৃতীয় রুকুর প্রথম আয়াতে- 


২ আয়াত). 0) 63983 CO AEE A bgt BAT Ey ON 5- 


G 
2] 
রি 


আমান্যকারীরা নিজেদের নবী রসূলগণকে বললঃ “হয় আমাদের সমাজের মধ্যেই তোমাদের ফিরে আসতে হবে, অন্যথায় 
আমাদের এ দেশ হতে তোমাদের তাড়িয়ে দেব। ‘এ থেকে স্পষ্ট ইংগিত পাওয়া যায় যে, এ সময় মক্কায় মুসলমানদের উপর 
যুলুম-নির্যাতন চরম সীমায় পৌছেছিল এবং মন্কাবাসীরা অতীত কালের কাফের জাতিগুলোর মত নিজেদের দেশ হতে 
ঈমানদার লোকদেরকে বহিস্কৃত ও বিতাড়িত করার জন্যে উঠে-পড়ে লেগেছিল। এ কারণেই তাদের এমন ধমক দেয়া 
হয়েছে- যেরূপ ধমক তাদের নীতি অনুসরণকারী প্রাচীন জাতিসমূহকে দেয়া হয়েছিল। বলা হয়েছেঃ 'আমরা যালেম 
লোকদেরকে অবশ্যই ধংস করে দেব।ঃ পক্ষান্তরে ঈমানদার লোকদেরকে ঠিক সেরূপ সান্তনা দেয়া হয়েছে, যেমন দেয়া 
হয়েছিল তাদেরই পূর্বসূরীদের। বলা হয়েছিলঃ 


আমরা এ যালেম লোকদেরকে নির্মূল করার পর তোমাদেরকে এই ভু-ভাগে আবাদ করে দেব। অনুরূপ ভাবে শেষ রুকুর 
বাচনভংগীও এমন যা হতে এ সূরা মক্কী জীবনের শেষ পর্যায়ে অবতীর্ণ বলে স্পষ্ট বুঝা যায়। 


মূলবক্তব্য 
প্র যে সব লোক নবী (সঃ) এর রেসালাত ও নবুয়্যতকে অমান্য করছিল এবং তার দাওয়াত ও আন্দোলনকে ব্যর্থ করে দেবার জন্যে 
সুর সব রকমের নিকৃষ্টতম কলা-কৌশল অবলম্বন করছিল, এ সূরাতে মূলতঃ তাদেরই সাবধান করা হয়েছে। কিন্তু বুঝান অপেক্ষা 
ঘর সকতীঁকরণ, তিরস্কার, ভত্সনা ও হুকুমের সুর এ সূরায় অধিক তীব্র ও তীক্ষ্্। এর কারণ এই যে, পূর্ববর্তী সূরাসমূহে বুঝদানের 
সু দায়িত পূর্ণ মাত্রায় পালন করা হয়েছে। কিন্তু তা সত্তেও কুরাইশ কাফেরদের জিদ, হঠকারীতা, শত্রুতা, আক্রোশ, দুস্কৃতি, 
ঘুর প্রতিবন্ধকতা এবং যুলুম ও নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধিই পেয়েই ঝঃচ্ছিল। 


& হজ এ Ue EE HE ভর! ঢা জা টি টির ভিজ 


চর 


উর হা রা জা হা জার রা রা আর CONG গে জর হা রহ রাতে চর ভার জা! হর হও! হয Ce ভা জর হয হার তি তোর রা তে চা হজ ভাবে রা রঃ জজ জাজ হেত হে জাত জরা ভা 


সূরা ইবরাহীম -১৪ ৮০ পারা-১৩ 


নু সক নি ডর oS ন ৫ 2 রর 
নু টি ০ ১25৮ 0) S| দু 
# শো 
E বেছি Pe ৩১৩ ১... B 
Ti ul Mrs রা 
শে অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শর করছি) £ ১, 
£ 4 1408 FA রে 9 1, মা 
1 / (4 514 02 । 70 2, 51 240 [৩ এঠা 
মর আলোর দিকে অন্ধকার থেকে লোকদেরকে তুমি যেন তোমার রি (এই) আলিফ - ৫ 
রর সমূহ বের কর প্রতি নাযিল করেছি কিতাব লা- ম রা- 
a ৯৫ ৬ ও পাও ৬০ A ॥ > ৬ ০ FY 
(8 (৮ এ্ঁ (৫ রর ১ রঃ 
£ ৫ ৫ GY 20০ ১৬৮০০ ১৮১ ৯1০5 dS PES ৬১০ই 
দুধে যাকিছু যার তিনিই আল্লাহ স্বতঃই পরাক্রমশালী পথের দিকে তাদের অনুমতি ক্রমে 
মালিকানায় ংসিত রঃ 
5 পর ONL তি বগা / সীতা টা |) €৫ রি 
৩5:৩০ ৩ ৩৩ 2 CD 095 ৮০৪৭ ও ০ £ ৬১১৩) 
g র আযাব হতে কাফেরদের জন্যে দূভেগি এবং পৃথিবীর মধ্যে যা ও আকাশ রশ 
| ES AE TA 69 oe oy 2 ee IA পাঠ CH 
BUSS CF OG 8৯৯ 45৬8৩ Fn 55১৫ ih 
সু পথ থেকে (মানুষকে) ” ও আখেরাতের পর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় যারা ছু 
[ 5 বা শির 1৮৫ ৩৬ ৩ টু 
নু £7 Asa Ro ৩ Us ৬. | | ৮ রত ALR তে HS 
৪০? t 2) EAE J ৬ গর > ১ 4 Al 
কোন আমরা না এবং (বহু) দুরে গোমরাহীর মধ্যে এসব বাকা তাকেকিরতে ও আল্লাহর হা 
পাঠাই চারা রি : 
Ad SAL 37 ! রব wp পেন ৫ ১7৪9৫ 
ঘঃ ৮৮০১ (৮০ 2 | ০৮০১ ৮৮৪ (১৬৯) ০০০৪ ০ ৯) ০১১০? 
৬০ 2০ তত তর | ৮৮ রর শা পট 
পু ও ইচ্ছে যাকে আল্লাহ অতপর তাদেরে সুস্পষ্ট করে তার ভাষায় এ রসূলকে ছু 
1 করেন পথভ্রষ্ট করেন + বর্ণনা করেন যেন, জাতির _ ১ ব্যতীত LH 
> পাতি) তি 2 ৬ As Er) কুছ 3 es 
I ORL 58 5 ১৪ ০০ ৬৬৪ ৃ 
প্রজ্ঞাময়__ পরাক্রমশালী তিনি এবং ইচ্ছে করেন যাকে সৎ পথ দেখান 


্ রুকু-১ (১) আলিফ লা-ম রা- হে মুহাম্মদ! এ একখানি কিতাব, যা আমরা তোমার প্রতি নাযিল করেছি, যেন তুমি লোকদেরকে 
জট বাধ অন্ধকার হতে বের করে আলোর দিকে লিয়ে আসো -তাদের রবের দেয়া সুযোগ-সুবিধা সাহায্যে- সেই আল্লাহর পথে 
ন বিনি প্রবল পরাক্রা্ ও নিজ সততায় নিজেই প্রশংসিত*। । (২) আল্লাহই যমীন ও আসমানে বর্তমান সবকিছুরই মালিক। আর কঠিন 
শান্তি রয়েছে সত্যদ্ীন অমান্যকারীদের জন্য। (৩) যারা দুনিয়ার জীবনকে পরকালের উপ্র অগ্রাধিকার দান করে, যারা আল্লাহর 
পথ হতে লোকদেরকে বিরত রাখে এবং চায় যে এই পথ (তাদের কামনা-বাসনা অনুযায়ী) বাকা হয়ে যাক; এই লোকেরা & 
দন গোমরাহীতে বহুদুরে চলে গেছে। (8) আমরা আমাদের বানী পৌছবার জন্য যখন যেখানেই কোন রসূল পাঠিয়েছি, সে নিজ জাতির £ঁ 
ঢুঁ জনগণের ভাষায় পয়গম পৌছেছে, যেন সে তাদেরকে ভাল ভাবেই কথা প্রকাশ করে বলতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছে রর 
ভ্রান্ত করেন, আর যাকে চান হেদায়াত দান করেন। তিনি প্রবল-পরাক্রান্ত এবং সুবিজ্ঞ। 
১) হামীদ ‘ শব্দটি যদিও ' মোহাম্মদ * শব্দের সমার্থবোধক, তুবও দুটি শব্দের মধ্যে এক সুক্ষ পার্থক্য আছে। কোন বাক্তিকে তখনই 
Eg ' মোহাম্মদ বলা হলা হয় যখন তার প্রশংসা করা হয়েছে বা করা হয়। কিন্তু ' হামীদ ' হচ্ছে স্বতঃই প্রশংসার যোগ্য- কেউ তার প্রশংসা হু 


করুক বা না করুক। 
ভি চয় জে জেএ চড় ত হত সার চাহে চত হতে চক চত হে হাহ হত চে ক সা ত ইত উঃ জিভ এত সই আও জা দাত জত হয ছয় হয চড় 


চক ইট হেত ভি রনি নি 


সূরা ইবরাহীম -১৪ ৮১ নাড়ি 


শি 
ছি ES রর 17180) € পর] ৫১2 ১০ et! | ০৮" 24 সপে 
৪০5) 415415155০০ ৪2৯0 ৬28 ৯৪ ৫3 ৩৪ 
প্র আলোর দিকে অন্ধকার থেকে তোমার বের কর যে আমাদের চি রর 
g সমূহ জাতিকে নিদর্শনাদি সহ করেছিলাম - 
সু. (dA ৫৩ ১১৪৭ 114 {28 
॥ 5৩১32562085 ৯৮৪4১ 511125628১5 58 
এবং পরম কৃতজ্ঞ পরম জন্যে অবশ্যই এর রি আল্লাহর দিনগুলো তাদেরকে 0 
তু ব্যক্তির এ প্রত্যেক নিদর্শনাবলী দিয়ে উপদেশ দাও | | 
El ১৬ 2/2 42 ৰ টাটা? 1 ১০০ ১ সু 
TUNG | ১৭ । 245 5189 4 So ৮55০ 09 51 
সম্প্রদায় থেকে তোমাদের তিনি যখন বা আল্লাহর অনুগ্রহ তামরা তার মূসা বলেছিল স্বরণকরসট্ 
| LAID স্বরণে রাখ জানিতে যখন 
ছু ৮১০৩১প১ ০7৪৬ 222 ১৫০০ 
॥ (02:55:45 তি ০৩০৩৫ 0 3 1৩৩৭ পু টি ৩৯০৯ ০১৯১৪ 
টু তারা জীবিত ্ তোমাদের পুত্র ভারা জবেহ রি তোমাদের উপর চি 
| রাখত , সন্তানদেরকে এ তারা প্রয়োগ করত 
ER ৩ পা 50 2 ১1০৫ Ea" 2 ৬৪ (শর্ত | 
৪০) ৮৩৩১৩ এ OH 3১03 ৫ টা রা ES 
প্লুঅবশ্যই তোমার ঘোষণা (স্বরণ কর) বিরাট dy থেকে পরীক্ষা এর মধ্যে এবং 
সু যদি রব করেন যখন (ছিল) দক | 
8.7 ১৮০ পির 4৫ FAA ELAS 
TE 0৬ £ sO 2০ ৬1 BY: রস ১০৫ ES 
ঘর মূসা বলেছিল এবং তোমরা অবশ্যই ni সি 
রর দরকারে ক এ শি ৬ 

Fl ASL বৃ / এতই > 
৪০৩৮ ৮ 2) ৩ "৬০০2 এ উরি রে তির ৩ 
সু স্বতঃই অবশ্যই te তবুও 


প্রশংসিত মুখাপেক্ষহীন নিশ্চয়ই আছে 
EE --রিগত 
লোকদেরকে অন্ধকার হতে বের করে আলোকে নিয়ে এসো, এবং তাদেরকে আল্লাহর ইতিহাসের; শিক্ষাপ্রদ ঘটনাবলী শুনিয়ে 
উপদেশ দাও। এতে বহু বড় বড় নিদর্শন বরতমান- এমন প্রত্যেক ব্যক্তির জন্য যারা ধৈর্যশীল ও কৃতজ্ঞতা প্রকাশকারী। (৬) সুরণ মু 
কর, মূসা যখন তার জাতির লোকদেরকে বললঃ “আল্লাহর সেই অনুগ্রহকে সুরণে রাখবে যা তিনি তোমাদের প্রতি দান করেছেন। 
তিনি তোমাদেরকে ফিরাউনীদের হাত হতে মুক্ত করলেন যারা তোমাদেরকে কঠিন কষ্ট দিচ্ছিল, তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা 
করত এবং তোমাদের মেয়েলোকদেরকে জীবিত রাখত। এতে তোমাদের রবের তরফ হতে তোমাদের বড় অগ্নি পরীক্ষা নিহিত ছিল। চু 
স্ুকক-২ (৭) আর সুরণ রেখো তোমাদের রব সাবধান করে দিয়েছিলেন যে, 87788585457 
বেশী দান করব, আর যদি অকৃতজ্ঞতা করবে তাহলে জেনো আমার শাস্তি বড়ই কঠিন ও কঠোর।” (৮) আর মূসা বলেছিলঃ ‘তোমরা সব 
ভর কৃফরী কর এবং বমীনের অধিবাসী সব লোকও বদি কাফের হয়ে যায় তবে আল্লাহতো যুখাপেক্ষীন এবং নিজ সভায় নিজে ত 


রিতা... 
(২) “আইয়াম”সুরনীয় এতিহাসিক ঘটনাকে বুঝাতে আরবী ভাষায় একটি পারিভাষিক শব্দ । আইয়ামাল্লাহ্‌- আল্লাহর দিনগুলি,এর 


অর্থ -মানবীয় ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি যার মধ্যে আল্লাহতা * আলা অতীত যুগের জাতিসমূহের বিরাট বিরাট ব্যক্তিদের 


চু তাদের কর হিসাবে শান্তি পূরক্ষার দান করেছেন। ৩ অর্থাৎ এ িদর্শনসমূহ তো নিজ স্থানে বিদামান আছে কিন্তু তা থেকে দু 
সু উপকৃত হওয়া মাত্ৰ সেই সব লোকদের কাজ যারা আল্লাহতা ' আলার পরীক্ষাগুলি থেকে ধৈর্য ও দৃঢ়তার সংগে উত্তীর্ণ হয় ওম 


EEE বু নেয়ামতস্বুত্রে সঠিক উপ্লদসিহ লে সবর জনো যথার্ঘ কণে কুতজতা লালন কয শিশিশশশশশ 


তর 
ভি কুফুরী কর যদি দর 
| 
| | 


রক 


সূরা ইবরাহীম -১৪ ৮২ পারা-১৩ 


সাদ সা রা কে ভাত 


4 কি £ 26 7? 25 SEE 2 (29 is SL পন 
কাহে | 


a সায়ুদ মদের শন 

i চা #27 322 WIR টু || 
Bgl) পণ? ৬ 4b Rl 2৫2৩ 5 ০৯১৫ ০2৬১ 5 
সী তাদের তাদের কাছে আল্লাহ ০৮৮ না যারা এবং | 
- রসূলরা টা এল oH 

তি ৰ 28% চা 

রো টি 5) চি 2 2 রি ela 95 5 Stn 
| বিষয়ে. আমরা Re তা এবং মধ্যে অতঃপর সন্ধা | 
চর যা অস্বীকার করলাম বলেছিল ধল রে তারা ফিরিয়েছে ির্শনাদীসহ 


ৃর্তি ৬৬ ৩৬ oH 
EUS ৩৪৮৫ 42 2% Fo ৮৪ ই CA খা 9 re iin 
টী বলেছিল সান্দহ তারই আমাদের তা হতে ক অবশ্যই নিচয় এবং রর তোমরা সু 


4 উদ্রেককারী দিকে তোমরা ডাকছ যো i আমরা সম্বন্ধে প্রেরিত 
১ 222 


৪6455 5৩ ০ ৬$ dh Gf 
ররর পৃথিবরি ও “বিনি কোন আল্লাহর আছে 1 
H দেয়ার জন্য তিনি ডাকছেন SAE 


নু 
পপ টি ১29 ্ 

যো Af ৮4 5 ]। ১4৮৯৫ ৫. 23% > S| 
dE নি Uy TELS ৩০ 

1 ছি অবকাশ দেবেন পাপ সমূহ ত 
96 ৬1৫ U3 8 EG US ৫ 95৩3, (3 রর 

| 

iE 


সিসির ০ এ বিষয়ে আমাদের তোমরা যে না আমাদের মানুষ 


- কাছে আন পূর্বপুরুষরা আসছে যা বিরত রাখবে চাচ্ছ ত 
5 -৫ 
র OG Gr 


[৮777 কষ  mFF™ৎ°নৎP’ FP #™#F)F#j#7#™q™q™j™z™®#z¥q§#j#§#q#q8q#q#q¢q4!অআ[jqঘভ [jজjূুূুুুূুীূীূুভ=ন__\\__=_=__ 
চু (৯) তোমাদের নিকট ৪ কি সেই জাতি সমূহের অবস্থার বিবরণ পৌছেনি যার! তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে? নৃহের জাতি আদ দু 
টু স'মূদ এবং তাদের পরবর্তী কালের বহু সংখ্যক জাতি- যাদের সংখ্যা আল্লাহই জানেন? তাদের নবী-রসূলগণ যখন তাদের নিকট সর 
স্পষ্ট কথা ও প্রকাশ্য নিদর্শনসমূহ নিয়ে আসল তারা নিজেদের মুখে হাত চেপে ধরল€ । এবং বললঃ যে পয়গামসহ তোমরা প্রেরিত 

ছু হয়েছ আমরা তা মানি না; আর তোমরা যে জিনিসের দাওয়াত আমাদেরকে দিচ্ছ সে সম্পর্কে আমরা বড়ই কুষ্ঠাপূর্ণ-সন্দেহে পড়ে সু 
সু ৰয়েছি। (১০) নবীরসূলগণ্‌ বললঃ আল্লাহ সম্পর্কে সন্দেহ আছে কি? যিনি আসমান ও যমীনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদেরকে ঘুব 
তর ডাকছেন তোমাদের অপরাধ ক্ষমা করার ও তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেয়ার উদ্দেশ্যে | তারা জবাব দিলঃ ছু 
ঘর তোমরা কিছুই নও-শুধু সেই রকম লোক-যেমন আমরা। তোমরা আমাদেরকে সেই ব্যক্তিসত্তাদের বন্দেগী করা হতে বিরত রাখতে প্রন 
রাও যাদের বন্দেগী বাপ-দাদা হতে অনুষ্ঠিত হয়ে আসছে । তবে কোন সুস্পষ্ট সনদ পেশ কর । ্ 


"জজ 
গ্র (8) হযরত মূসার (আঃ) ভাষণ উপরে সমাপ্ত হয়েছে। এখন সরাসরি মক্কার কাফেরদের প্রতি ভাষণ শুরু হচ্ছে 1(৫) অর্থাৎ কোন দ্র 
সু ুরুত না দিয়ে তাচ্ছিল্পভাবে উড়িয়ে দিয়েছিল । মন 


ff WU হা ঢা KOE হয রর হার চারা চর রা রে হর রা রা রাজ জা চা রা CSS ও চা জর রে চা! EON EE EE OE OE RY 


৫৫৮৬: ৫ পা 5 2৬ পু 
2০৭ 28) 595 ৩55 ৫৬ পি) ০০ 91৮90 ৪ এ 
কিন্তু তোমাদের মানুষ র 


উপর ধন্য আল্লাহ এ আমরা নই তাদের তাদেরকে বলেছিল 
রে bin পি ৫ রি ব্যতিত রসূলরা এ 

১2 রঃ রণ 5৫ রা a 2 ৫ 2 

৪১ ১ PED Of GE GC 25905 02 IE C 
কোন যে আমাদের কাজ নয় এবং তার মধ্য হতে ইচ্ছে যাকে 

টি ০ প্রমান এনেদেব আমরা রে বান্দাদের রে করেন ১ 

রে পণ পার 5 ৫ 4৩১৬ Ad চির £ 
IEP VT 5615 59054248523 90 ৫ 2 ৯4০ ৬১৪ 
E আমরা যে আমাদের কি এবং মুমিনদের ভরষাকরা আল্লাহর উপর এবং আল্লাহর অনুমতিত্রমে 


টা টব ৫৮ নি নি ৮৫0 পা aa রর 4 পর্ণ 
5 55551 ডি এ এ KUL তু 3 ht এ 
এবং আমাদের তোমরা যা উপর অবশ্যই এবং আমাদের আমাদের তিনি নিশ্চয়ই অথচ আল্লাহর উপর 
I, কষ্ট দিচ্ছ কিছু আমরা সবর করব গ্থ সমূহে পথ দেখিয়েছেন “কীনা 
9749 2 পরপর পাও ও And তত ১৮৮৫ পেপার 

৪9৮57) BLY 0৬106 5 OOH BRN 4h & 
তাদের রসূলদের অস্বীকার করেছিল যারা বলেছিল এবং ভরষাকারীদের ভরষা করা উচিত আল্লাহর উপর 
১৪৫ 2 2 GY ৩৮ ্্‌ ১১4৫ টি. ০ 5 ৬ উর পা ১৮৫ 
পি) ৮৪৮) 956 এও 6 OS ১1 650 Cire 
তাদের তাদের অতঃপর আমাদের মধ্যে তোমরা অবশাই অথবা আমাদের থেকে 

রব প্রতি ওহী করলেন মিল্লাতে ফিরে আসবে দেশ বহিষ্কার করবই 


রা ত1 2 2/ 2 রর HAA Io or পাঠ) 4৫ 
৬]| ং * ৪ দে রি ৯1৫ চা 
০ ৩১৮৪১৫05০59 ৩550 59558519480 
এটা তাদের পরে দেশে তোমাদেরকে অবশ্যই এবং  যালেমদের আমরা অবশ্যই 
যে আমরা প্রতিষ্ঠিত করবই ধবংস করবই স্ 


রত ৯১1৫ A ৰ 
০৬% ৬৬ £ ৮৬৪ SE 


আমার শাস্তির ভয়করে ও আমার সামনে দাড়াতে ভয় করে 
7555 বললঃ “বাস্তবিকই আমরা কিছু নই, বরং আমরা তোমাদের মত মানুষ । কিন্তু আল্লাহ তীর বান্দাদের মত্তে যাকে চন 
ধন্য করেন৷ আর আমাদের ক্ষমতা বা ইখতিয়ারে নাই যে, তোমাদের জন্য কোন সনদ এনে দেব। সনদ তো আল্লাহরই অনুমতিক্রমে 
সু আসতে পারে। আর আল্লাহরই উপর ঈমানদার লোকদের ভরষা করা কর্তব্য (১২) আমরা আল্লাহরই উপর ভরষা করব না কেন, যখন ঘন 
সু আমাদের জীবনের পথে পথে তিনিই আমাদেরকে পথ দেখিয়েছেন? তোমরা আমাদেরকে যে সব কষ্ট ও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য সত 
অবলম্বন করব, আর যারা ভরষা করে তাদের কেবল আল্লাহরই ভরষা করা উচিত।? সু 
্রুরুকু-৩ (১৩) শেষ পৰ্যন্ত অমান্যকারীরা তাদের নবী রসূলদের বললঃ “হয় তোমাদেরকে আমাদের মিল্লাতে ফিরে আসতে হবে, চব 
সু অন্যথায় আমরা তোমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কার করে দেব।” তখন তাদের রর তাদের প্রতি অহী পাঠালেন যে, আমরা এই সর 
্্র ঘালেমদেরকে ধংস করে দেব। (১৪) আর তাদের পরে তোমাদেরকে যমীনে প্রতিষ্ঠিত করব। এ একটি পুরস্কার তার জন্য যে আমার নিকট ছু 
“্বাবদিহি করার ভয় রাখে এবং আমার আযাবের ভয় করে। শ 
৬) এর অর্থ এই নয় যে, পয়গম্বরেরা (আঃ) নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত হওয়ার পূর্বে নিজেদের পণ্ছঈ্ট জাতির ধর্মীয় আদর্শ ও সু 
পদ্ধতির অনুবর্তী হয়ে থাকতেন, বরং এর অর্থ হচ্ছে যেহেতু নবুয়্যতের পূর্বে তারা এক প্রকারের নীরব জীবন যাপন করতেন, কোন সর 
ধর্মের প্রচার বা কোন প্রচলিত ধর্মের খন্ডন ও প্রতিবাদ তারা করতেন না- এই জন্য তাদের জাতি বুঝতো তিনি তাদেরই মিল্লাতের ঘন 
অন্তৰ্ভূক্ত, তাদেরই জীবনাদর্শ ও জীবন পদ্ধতির অনুবর্তী ছিলেন এবং নবুয়্যতের কাজ শুরু করে দেবার পর তাদের বিরুদ্ধে অভিযোগ সু 
করা হতো- তিনি পৈত্রিক মিল্লাতের জীবন পদ্ধতি থেকে বিচ্যুত হয়ে গেছেন। কিন্ত প্রকৃতপক্ষে তারা নবুয়্যতের পূর্বেও কখনো ছু 


ত মরুর আনা এসুতি ১০171১15৯15 শিলি হজ রা টি 


ভি ভে হে SE জা জর ও ভাজে জারা রাজ 
বন 


(১৫০ 


সূরা ইবরাহীম -১ ৮৪ পারা-১৩ 
এ তা 


শর °+ পে এভু পাতা রর ও ৬৬ 28251 0 
৪: 2 + ঠা ৩৪ OW I & ও ৬ 21825 ১৪ 


রা এবং জাহান্নাম তার পশ্চাতে প্রত্যেক ব্যর্থ হল টি এক 
রিট? ৬ টিটি? i 
2 / তারি, ্ রমা / 25 পর 2 রণ > ৭ 
৩০ 55 $3 এসি ৩৩১০০ 2৯০ ৩৩৪ 
I ন এ অ 4 গলিত পানি থেকে ছু 
করণ করা সম্ভব হবে ঢোক গিলবে পুজের F নু 
9৫৮৫ টা নার, টি RL AS ৫ রি dw 2 & 
০5 8:$ ৩৫ 25 05 5৮5৯৮ 2 ৩ $ 9৬5 post 
পর দুটা কঠোর আযাব ত্র থেকে এবং মৃত্যুবরণকারা' ME 
টা 

- ১৫5১ ০১৬ > ৩৮1 2 টিন 
GA 201 2 ৬৩৫৪৪ ৫8051 ১১০ 0১৩৪ 
দিনে বায়ু তার চলে যেন তাদের কাজ কুফুরী যারা (তাদের) 


সহ: রবের সাথে করেছে 


(418৫ ০ 022৬3 "৮০ ১০৬ 


1 
১৮% 
কিছুর উপর তারা উপার্জন তা হতে তারা সমর্থ না বর্টিকাপরণ সত 


ড় রী 
7 


প্র দূরের গুমরাহী 
"রি শিক ১৫ L 42723, ৮ ee SE ঠা 2 রা 
১৩৩ ৫৫ ০01৬৩ BI 5 Sn HE 2)16 শি 
সু তোমাদের তিনি ইচ্ছা যদি মহাসত্যের পৃথিবী ও আকাশ সৃষ্টি আল্লাহ যে তুমি নাকিন্ট্ 
E নিয়ে যাবেন করেন উপর মন্ডলী করেছেন লক্ষ্যকর g 
১০ পাপ রা রর ৬ 2 ৬ তল 
৪:15 205) 4) ৫৬১ & দে ৬৩৫৪ 
উপস্থিত হবে এবং কঠিন আল্লাহর উপর এটা নয় এক্‌ সৃষ্টি নিয়ে ওঃ 
I কে চনে ৫5 টো £ ১ AA NL ww Bl 
রর ৩ ৩ TICE eh OE Ce 2) 
HB ~~ তোমাদের জন্যে আমরা অহংকার এ অতঃপর সকলে আল্লহির 
- ছিলাম নিশ্চয়ই করত যারা বলবে Mal 
|| 


(১৫) তারা চুড়ান্ত ফায়সালা চেয়েছিল। (এভাবেই তাদের ফায়সালা হল) আর প্রত্যেক উদ্ধত ও স্বৈরাচারী সতোর দুশমন বার্থ হয়ে 
গেল। (১৬) অতঃপর তার সামনের দিকে তার জন্য জাহামাম নির্দিষ্ট রয়েছে। সেখানে তাকে পুজ-রক্তের মত পানি পান করতে গু 
সু দেয়া হবে। (১৭) সে তা খুব কষ্ট করে গলধঃকরণ করতে চেষ্টা করবে, আর খুব কমই গলধঃকরণ করতে পারবে। মৃত্যুর ছায়া 
| গিরিদিক হতে আচ্ছন্ন করে রাখবে। কিন্তু সে মরতে পারবে না। আর সামনে এক কঠিন আযাব তার উপর চেপে বসবে। (১৮) যে সব 
রি লোক নিজেদের রবের সাথে কুফরী করেছে তাদের কাজের দৃষ্টান্ত সেই সের মত যাকে এক ঝটিকাপূরণ দিনের বড়ে হাওয়া উড়িয়ে দু 
সর দিয়েছে। তারা নিজেরদের কৃতকর্মের কোন ফলই পেতে পারে না। এ- প্রথম পর্যায়ের পথভ্রষ্টতা। (১৯) তোমরা কি দেখনা, আল্লাহ 
সু আসমান ও যমীনের সৃষ্টিকে মহাসত্যের উপর প্রতিষ্ঠিত করেছেনঃতিনি ইচ্ছা করলে তোমাদেরকে নিয়ে যাবেন এবং এক নতুন সৃষ্টি সু 
স্তর তোমাদের হানে নিয়ে আসবেন। (২০) এরূপ করা তার পক্ষে কিছুমাত্র কঠিন নয়। (২১) আর এই লোকেরা যখন একত্রিত হয়ে 
সর আল্লাহর সামনে উন্মোচিত হবে, তখন এদের, মধ্যে যারা পৃথিবীতে দূর্বল ছিল তারা যারা বড়লোক বনেছিল তাদেরকে বলবে | 
দুনিয়ায় আমরা তোমাদের অধীন ছিলাম, ঢা 


NA E me NES an EEE SEE SL HEELS 


সুরা ইবরাহীম -১৪ ৮৫ পারা-১৩ 
শির চাদ রাফা 
রশ EE 


১৬ ও 212৮ ৪৩ 281 51505 EE CLES 25038 
পি তারা কোন আল্লাহর + আযাব থেকে আমাদেরকে উপকারী তোমরা তাহলে 
পথ দেখাতেন বলবে হবে(বাচাতে) কি 


26৮ Cy [৫ (৫ Bo 2 রড 581 8 ঠা » (৩4 208 


EB 
ছু 
- | 
|| | | 
ই“ ডা কোন আমাদের নাই আমরা রে আমরা ধৈর্য আমাদের সমান তোমাদের অবশ্যই আল্লাহ দা 
১ A 
[| 


জন্যে ধৈর্যশীল হই রে জন্যে 755 
রি ft > 5 
৪2535551৩56 2৩558 6 15955 ৩00 
2 বিষয়টির সিন সং টন ক 
ওয়াদা দিয়েছিলাম 


স্রতোমাদের আমি যে এছাড়া আধিপত্য কোন তোমাদের 


য়াদাদিয়েছিলেন করা হবে 
ছু ৫2১৫ ৮৫ ১৮ প্ৰ 172 5৬৪ FAL ৮ AAD 5: 7 
॥ 2৩৮১ Of ৮ 0 64 0 ০3 ১502 
আমার ছিল না 
জন্যে 


সাড়াদানকারী 
1: (৮১১) 91 ১0৫02 92 2S 3 ১2 


[| তাদের যালেমদের নিশ্চয়ই ইতি পূর্বে আমাকে তোমরা রর (আছি এ 

সি ৯৮ / 222 গান ০৫ 

152৮৩ ৩১০ ড১৪ ৩১১০৭ LC i ০5০ ৬৩ 
কে প্রবাহিত জ্জাতে “নেকী কাজ ও ন CC এবং 

- হয় সমূহের করেছে এনেছে যারা জি ৭ 8 

8 র্নি্বরিণী সমূহ তার পাদদেশ সী 


“খন তোমরা আল্লাহর আযাব হতে আমাদেরকে বীচাবার জন্য কিছু করতে পারা? তারা জবাব দিবেঃ “আল্লাহ যদি আমাদেরকেইরী 
সু মুক্তির কোন পথ দেখাতেন তাহলে আমরা অবশ্যই তোমাদেরও দেখতাম। এখন আহাজারী করি কি ধৈর্য অবলম্বন করি উত্যইন্টী 
প্র আমাদের জন্য সমান। আমাদের রক্ষা ও মুক্তি লাভের কোন উপায়ই নেই।” ছু 
ll ক্ুকু-৪ ২২। আর যখন চুড়ান্ত ফায়সালা করে দেয়া হবে তখন শয়তান বলবেঃ “এতে কোনই সন্দেহ নেই যে, তোমাদের প্রতিষ্ 
উজানে ১7১77 সত হব মাত টি 
রি তোমাদের উপর আমার তো কোন জোর ছিলনা।আমি এছাড়া আর তো কিছু করিনি, শুধু এই করেছি যে, তোমাদেরকে আমার পথে 
চলার জন্য আহবান করেছি। আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছ। এখন আমাকে দোষ দিওনা- তিরক্ষার করো না, নিজেকেই 
প্র জে তিরক্ৃত কর। এখানে না আমি তোমাদের ফরিয়াদ শুনতে পারি, না তোমরা আমার ফরিয়াদ শুনতে পার। ইতিপূর্বে তোমরা যে 
জাবাত বির বারে রী রে দির অমিত বারি উরে রদ বাতেন রিনা 
শান্তি নিশ্চিত। ২৩। পক্ষান্তরে যেসব লোক দুনিয়ায় ঈমান এনেছে, আর যারা নেক আমল করেছে তদের এমন সব বাগীচায় প্রবেশ 
৭ কলাল হবে, যে সবের নিন্ম দেশ দিয়ে নির্বারিণী প্রবহমান হবে। 
(৭) এ কথা অতি সুস্পষ্ট যে, বিশ্বাসের দিক দিয়ে কেউই শয়তানকে আল্লাহর সাথে প্রভূত ও মর্যাদার অংশীদার মনে করেনা বা তার 
রি উপাসনা করে না; বরং সকলেই তার প্রতি অভিশাপ বর্ষণ করে। কিন্তু তার আনুগত্য, দাসতৃ এবং জেনেশুনে বা অন্ধভাবে তার 


সী প্থাপদ্ধতির অনুসরণ লোকে অবশ্য করে থাকে এ কাজকেই এখানে শেরক বলা হয়েছে। 
LUELLA এপ) শালি নিলি লাশ 


(2০ 


সূরা ইবরাহীম -১৪ ৮৬ পারা-১৩ 
Ne রবে রত Gs INE 


2) ০০০ ৫526০ Gs Erte iS) US ০৫১৯ 


সু মাল্লাহ বর্ণনা কেমন তুমি লক্ষ্য তার তাদের তাদের অনুমতিক্্রমে bie J 
করেছেন < মধ্যে সম্বর্ধনা হবে রবের 
. 224 ১ eu eld ৮1৫ গে ৫৫8 
৩ ১৪৮১১ 28৮ Ines 2১5 446 6 
তার শাখাগুলো ও সদ তার মূল যা) (তা) পবিত্র বাক্য ed - 


৭ Bn 1:05 ১৪ ৮৯ &ে ৬৪ ৮ ৬ ৮৬০) 


দা আমা লা কা জা কানা ০ রি উৰ্দ্ধে (বিস্তৃত) 
ফল 


C\ 


চি 
$ 
D 


৬৬১ 
ভাত 
ce 
Ot! 
tN 
ৰ 

Ea 
IE 
তা 
উঃ 

যু 
নি 


2 ৫78 3 ০8৯ 


আল্লাহ ও এবং আখেরাতের মধে এবং দুনিয়ার জীবনের ও রন 
রী সে 
গত 4৫৮৫ পাও পরতে রঃ পেল 1 51৮2৫ (YL? 1104 
< 204) 5 920 2) 038 5522 
নিয়ামত সি রা 4 ইচ্ছে যা আল্লাহ করেন ও যালেমদের ট্্র 
কর নাই কি - 
1 তি দা ঠা তাক রে 22/34 চলন ৯ 172 
I ররর ন4৫261%1 5: ৮৫০৯ 12৩15 0 shin 
i অতিনিকৃষ্ট ং তাতে তারা জাহান্নাম ধবংসের ঘরে তাদের নামিয়ে এবং অকৃতজ্ঞ অক্ত্ আহ 
ER আশ্রয়স্থল ঝলসে যাবে জাতিকে এনেছে তায় 
দি ৯১৮ ৯:৮৮০ 8৭৪৯ ৮৪০৮৪ ৯৪০১ ৯:১৭ এ 


সর সেখানে তারা তাদের রবের অনুমতিক্রমে চিরদিন থাকবে। এবং সেখানে তাদের সম্বর্ধনা করা হবে মহা শান্তির মোবারকবাদ দিয়ে। ও 
(২৪) তোমরা কি দেখনা যে, আল্লাহতা “আলা কালেমায়ে তাইয়েবা কোন্‌ জিনিসের সাথে তুলনা করেছেন! তার দুষ্টান্ত হচ্ছে এই 
যেন একটি ভাল জাতের গাছ, যার শিকড় মাটির গভীরে দৃঢ়নিবদ্ধ হয়ে আছে এবং শাখাগুলি আকাশ পর্যন্ত পৌছেছে। (২৫) প্রতি 

ুযুহর্তে তার রবের নিঁদেশে নিজের ফল দান করছে। এসব দৃষ্টান্ত আল্লাহ এই জন্য দিচ্ছেন যেন লোকেরা এ হতে সবক গ্রহণ করে। 

(২৬) আর না-পাক কলেমার দৃষ্টান্ত হচ্ছে একটি খারাব জাতের গাছের মত যা মাটির উপরিভাগ হতে উপড়ে ফেলা যায়, তার কোন 

দৃঢ়তা নেই। (২৭) ঈমান গ্রহণকারীদেরকে আল্লাহ এক প্রতিষ্ঠিত প্রমাণিত কথার ভিত্তিতে দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই প্রতিষ্ঠা 

দান করেন। আর যালেম লোকদেরকে আল্লাহ বিভ্রান্ত করে দেন। আল্লাহর ইখতিয়ার রয়েছে, যা চান করেন। 

কুকু-৫ (২৮) তুমি সেই লোকদেরকে দেখ নাই কি যারা আল্লাহর নিয়ামত লাভ করে তাকে অকৃতজ্ঞতায় পরিবর্তন করে 

দিয়েছে? (এবং নিজের সাথে) নিজেদের জাতিকেও ধুংসের ঘরে নিক্ষেপ করেছে- (২৯) অর্থাৎ জাহান্নাম, যেখানে তারা ঝলসে 


SLES ULE EEE EE RET STE PE OT PE TET OE CEO EEE = 


সূরা ইবরাহীম -১৪ ৮৭ পারা-১৩ 


Uh SU EG OE ll 2% El UOT Rl Lt 
£ ০ 55 ১৮ OF Wes IG 10 £ 


সা লি তা রা পথ ন্ট করে সমূহ জন্যে EE " 


সিটি পার তা 


ye ED 5 6৮০০ 51521 0890 ৫১৬৪ Bod 4) 


সরু তাহতে তারা খরচ ও নামাজ তারা যেন শা যারা আমার বল (জাহান্নামের) দির স্ব 


ডর যা করে কয়েম করে এনেছে _বান্দাদেরকে আগুনের | 

4০3 ৮৮৫ রর পি ১ ACD Ad ১-৪2৫৫ 
ESN EET 319৩: 2১৩ 169 ০52১8 
না আর তার মধ্যে কেনা- না য় আসবে lo প্রকাশ 2৩2 


বেচা হবে চিজ তম {| 


রশ 11 
গারো টানার ৯১:9৫ ১9 ods! 


রানি আকাশ থেকে বর্ষণ এবং পৃথিবী আকাশমন্ডলী সৃষ্টি যিনি (তিনিই) বন্ধ - 
HE (27 5 রি টি রি lion A আল্লাহ (কাজেআসবে) 
ৰ 2 ERNE NCA HAA e214 
১ S25 SUEY RL 558 ১5:58) 28 75৪ 
মধ্যে যেন নৌযান তোমাদের অধীন করে এবং তোমাদের ফল-মূল (বিভিন্ন) ত অতঃপর স্তর 
- চলাচল করে জন্য দিয়েছেন জীবিকার জন্য সমূহ ধরণের দিয়ে বের করে gj 
পার্পা পু?) A এ ৫ পাশ পাও - ৩৫ 
i রিল 452 ০5891 SL রর 4 ০৮৯৩) টা 
চাঁদকে ও সুর্যকে তোমাদের সেবায় এবং রা এবং তার সাগরের রর 
জন্য বি Ee করেছেন নির্দেশক্রমে 


পুলে পে eg 
01 Of তি 28০ Gigs - 
ও রাতকে তোমাদের এবং উভয়কে 
জন্যে লাগিয়েছেন অবিরাম চলমান সর 
(৩০) আর যারা আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিয়েছে যেন তারা তাদেরকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করে দেয়- তাদেরকে বল, 
B বুব মজা লুটে নাও। শেষ পর্যন্ত তোমাদেরকে জাহাম্নামেই ফিরে যেতে হবে। (৩১) হে নবী, আমার যেসব বান্দাহ ঈমান এনেছে 
ছু তাসেরকে বল যেন তারা নামায কায়েম করে আর আমরা তাদেরকে যা কিছু দান করেছ ভা হতে প্রকাশে ও অপ্রকাশো (কলযানের 
পথে) বায় করে, সেদিন আসার পূর্বে যেদিন না বেচা-কেনা হবে, না কোনরূপ বন্ধুত রক্ষার কাজ হতে পারবে (৩২) আল্লাহ তো 
তিনিই যিনি যমীন ও আসমানকে পয়দা করেছেন এবং আসমান হতে পানি বর্ষণ করেছেন, আর তার সাহায্যে তোমাদেরকে রেযক 
সর লৌছবার জনা নানা প্রকারের ফল-মূল সৃষ্টি করেছেন: যিনি নৌযানকে তোমাদের জন্য নিয়ন্ত্রিত ও করায়ত করেছেন, তার হুকুমে তা 
রী নদী- সমুদ্রে চলাচল করে। নদ-নদীগুলিকেও তোমাদের অধীন নিয়তিত করে দিয়েছেন।(৩৩) যিনি সূর্য ও চন্্রকে তোমাদের জন্য 
১০ বরে দিয়েছে তা ভিলা ভৌ সেন রে 
(৮) তোমাদের জন্য * মোসাখখার* ‘করেছে এই কথাকে সাধারণতঃ লোকে ভুলবশতঃ তোমাদের অধীন ও অনুগত করে দেয়া 
প্র হয়েছে- এই অর্থে গ্রহণ করে। এবং তারপর এই মর্মের আয়াতসমূহ থেকে অদ্ভূত অদ্ভুত অর্থ নির্গত করতে শুরু করে। এমন কি কেউ 
কেউ তো এতদূর পর্যন্ত মনে করে যে এই আয়াতের মমানুযায়ী আসমান সমূহ ও যমীনকে নিজেদের অধীন ও অনুগত করে নেয়া 
হচ্ছে মানুষের চরম উদ্দেশ্য। কিন্তু মানুষের জন্য এসব বস্তুর মোসাখখার করার অর্থ এছাড়া অন্য কিছু নয় যে আল্লাহত "আলা সে সব 
বুকে এরূপ বিধানে শৃংখলিত করে রেখেছেন যার ফলে সে সমন্ত বু মানুষের জন্য হিতকর ও লাভদায়ক হয়েছে। 


i 
হর po na ঢা হা রয়! চা aS ভার জার জর হত হাত ভিজ উর হজে চিএ আও INE উদ Bd আও ভাত গজ ভা WEG Bl EE MEY জর উজ চে টুটি 


সূরা ইবরাহীম -১৪ ৮৮ পারা-১৩ 


4 রাজ ঢা [ জি ছে রাত হয হা হার IO হা চা জা হও ভর ভি রাজ জিও হত! O53 হর ES জিত চি উজ! GR CE হা চার টার ডর ইউ 


সর ১০১০ 7 ১40 ৫৩০ ১৫৮৫ 3, 4 IPE 6৮০2 ১১ অর্পিত ০ ছু 

৮৮০০৩ ») al) ৬০৮৯৪, 19৩৩০ ৩] 2৮20৩ ডি Ec \ 2H 

ু তা তোমরা সংখ্যা না আল্লাহর নিয়ামত তোমরা যদি এবং তাঁর কাছে যা সবকিছু তোমাদের এবং স্তর 
১ স্টরনির্ণয় করতে পারবে সমূহ গণনাকর তোমরা চেয়েছ দিয়েছেন 

সর (৫৮, 4) 242 এর BS 1০1 ৮16৫ 2) ৫6 ৫ BAVA LSE 
টি রও 1৩6 0৯ SD 210 SOIT PAE ৩) 

[| নগরীকে এই বানাও হে আমার ইবরাহীম বলেছিল যখন এবং বড় অবশ্যই মানুষ 

| রব অকৃতজ্ঞ বড় অবিচারক 


৬ ১৯ 52 চর 


৮১১৫ 2 ৫6) wR পারি ক) eos ২৫ ৫ G17 
- (০6৮ 99) ৮০৪2৮ ৩৩ 01৩ Ee 
ঘি অনেককে বিভ্রান্ত নিশ্চয়ই হে আমার মুর্তিদেরকে আমরা (এহতে) আমার ও আমাকে এবং নিরাপদ 
I মি তারা ০ ইবাদত করি 077১ দুরেরাখ 
52 252৫৫141৫১৭] AL এ পালি 2১০৫৫ ০৬ দে ৩ পর্ণ ৰ 
Bb 20155 SE ৬০০৮ Ps এড Ge NGS 
E অশেষ ক্ষমাশীল অতঃপর আমার যে এবং আমার অতপর আমার সুতরাং লোকদের 
গ্লু মেহেরবান তুমি নিশ্চয়ই অবাধ্য হবে অন্তর্ভূক্ত সেনিশ্চয়ই অনুসরণ করবে যে 
৫৫1 ASL AE ALAM Re ৫০ ss স্ব Ad 
ly salon WE 5 ১ 2৬ ৪৯ ৪০১ ৬৩৫৫ 9১ YS 
আমার 


81885 কাছে চাষাবাদ যোগ্য ব্যতীত উপত্যকায় 


রি টনি | 
০51১1: 91৫১ %৫ঠ সততার GN 401২2) MLE 
HAAS GLC UNG ৪৩৮ ০6 (৮০৪) 2 CSS 
তাদেরকে এক. তাদের অনুরক্ত লোকদের অন্তর অতএব নামাজ এজন্যেযে হে আমাদের 
জীবিকা দাও দিকে হয়(ষেন) সমূহ বানাও তারা কায়েম করবে রব 
| [| 
| 


৯152 ৮:০৯ ০ এরর 4 ডিক ৫ গালি এপ এপ ৫৬ 
১০০৫ ৩5 BRUISES এ) 65 03 91 Gs 

আমরা যা ও আমরা যা জান নিশ্চয়ই হে আমাদের শোকর তারা যাতে ফল-মূল থেকে ছু 
নু প্রকাশ করি গোপন করি তুমি রব করে সমূহ নু 
| Lf 
B (৩৪) তিনি তোমাদেরকে সে সব কিছুই দিয়েছেন যা তোমরা চেয়েছ৯। তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করতে চাও তবেষ্টী 
ঘর তা করতে পারবে না। প্রকৃত কথা এই যে, মানুষ বড়ই অবিচারক ও অকৃতজ্ঞ | 
্ররুকু-৬ (৩৫) সুরণ কর সেই সময়, যখন ইবরাহীম দোয়া করেছিলঃ, ‘হে পরোয়ারদিগার! এই শহর (অর্থাৎ মন্কা)কে শান্তিপূর্ণ 
রি শহর বানিয়ে দাও, আর আমাকে ও আমার সন্তানদেরকে মুর্তি পৃঁজার পংকিলতা হতে বীচাও। (৩৬) হে আমার রব! এই মুর্তি বহর 
ঘর সংখ্যক মানুষকে গোমরাহীতে নিক্ষেপ করেছে। (সম্ভবতঃ এরা আমার সম্তানদেরকেও গোমরাহ করে দেবে, কাজেই তাদের মধ্য 
হতে) যারা আমার পথ ও আদর্শ অনুসরণ করবে সে আমার, আর যে আমার বিরুদ্ধ পথ অনুসরণ করবে তুমি নিশ্চিতই ক্ষমাদানকারীষ্ 
মু দয়াবান। (৩৭) হে আমাদের রব! আমি পানি ও তরুলতা শৃণ্য এক মরু প্রান্তরে আমার সন্তানদের একটি অংশকে তোমার মহাসম্মানিতন্র 
ঘরের নিকটে এনে পুনর্বাসিত করলাম। হে আল্লাহ, এ আমি এজন্যে করেছি যে, তারা 'এখানে নামাজ কায়েম করবে। অতএব 
প্র লোকদের দিলকে এদের প্রতি অনুরক্ত বানিয়ে দাও এবং খাবার জন্য তাদেরকে ফল-মূল দান কর, সম্ভবতঃ এরা শোকারকারী হবে। 
৬) আমানের রব মিজান, যা লারা শন করি জার সা এফাশ ফি” ঁ 


প্র (৯) অর্থাৎ তোমাদের প্রকৃতির সব চাহিদাপূর্ণ করেছেন, তোমাদের জীবনের জন্য যা কিছু প্রয়োজন ছিল তা সংগ্রহ করেছেন এবং 
প্র তোমাদের অস্তিত্বের সংরক্ষণ ও বিকাশের জন্য যা কিছু উপায়- উপকরণ আবশ্যক ছিল সে সরেব ব্যবস্থা তিনি করেছেন 
LET TT জাত হয জহর হয চর চোরা রে মে চে ছার চর চারা চর রে রর চা রে চায়ে হা হা যা হো যা চর চর চুয়েট 


৮ 
N 
6 


সিল বালিশ পনি 


রব 
ঃ 
3 
; 


সূরা ইবরাহীম -১৪ ৮৯ পারা-১৩ 
শর TEE TRC Belk FoR 
Es 2/4 24 


৪৩০০০ NG এ 3 BUG % 02 4) ৫5 0 2 48 


হয আকাশের মধ্যে না আর পৃথিবীর মধ্য “কিছুই কোন আল্লাহর কাছে lg Ue 
| | 

১9৩ AA ur YL পে | পাত 12 Al পর্ণ 2 
|: € তি চা রা রবি 
॥ নত 2 ০1০০) ০2৯৯5] IHG & ৬৫598 
নু অবশ্যই আমার নিশ্চয়ই ইসহাককে ও ইসমাঈলকে বার্ধক্যের অবস্থায় তর Rd 
শ্রবণ কারী রব জন্যে 
টা VB এ পপর পর পা ০০৮৫৬ 5 ৮ । I$ ৩ 

০৮৬ তা ৰু ৮ ০৮৫ এ ed ৬ 
9 ১০০? ৬৫০ 5৩:১৯ (৩০ ৪ ৪৮৬০) 9522 1 SO 
রি আমার তুমি এবং হে আমাদের আমার থেকে এবং” নামাজ কায়েম আমাকে হে আমার দোয়ার 
বংশধরদের কারী বানাও রব - 


Hs 225 # রঃ এট AAA ৩৪ dL ৮50 | FE 
Cd ঞ তি রণ 

BESSY 5৩ ৮৮০৪৪528552 2602 50১81 CSS 

প্র কক্ষণই না এবং হিসাব কায়েম যে ঈমানদারদেরকে ও আগার ও 

চন মনেকর(যেন) Press SE পিতামাতাকে মাফকর রব - 
০৮:০৫ 2 2 ণ 31 aide Me A. 5২ 

EAS (০৩১১-25-১৬: 18 (০9৮১8) 0% (৩০৬৬ £ 20)। ছ 


স্তর তার হির হবে দিনের তিনি তাদেরকে শুধুমাত্র যালেমরা Se RCE 


চী মধ্যে 2 (74 দিছি 
গর ডি এ রর পরও ৬ 2 পাও 
SEE rE) ৩৩ 5 G5 GH ৫৯৮৫ 83498 
এবং: তাদের তাদের es ত - 
নু পলক দিকে ভিউ ৮ রা 
2. BAe পপ ০৬ পার REY b এ এ, ৩ 
৪১৫02 ৩৩৩) ৫ 2% ৫0 ১৩359 ঠা ৫৩৯ টা 
্ যারা তখন আযাব তাদের সেদিনের লোকদেরকে সতর্ককর এবং কিউ 
[| SHS) আসবে 24 Id পা BL A 
4 ‘22 ৬১৯1 0, BS ৬৫০ । 
নিকটবর্তী (কিছু) পৰ্যন্ত আমাদের হে আমাদের - যুলম সর 
নু __ কাল - 


নু আর বান্তবিকই আল্লাহ হতে কিছুই লুকিয়ে নেই, না যমীনে, না আসমানে। (৩৯) শোকর, সেই আল্লাহর যিনি আমাকে এই বার্ধক্য 
অবস্থায় ইসমাইল ও ইসহাকের মত পুত্র সন্তান দান করেছেন। আসল কথা এই যে, আমার রব অবশ্যই দোয়া শ্রবণ করেন। ৪০) 
হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানাও, আর আমার সন্তানদের মধ্য হতেও (এমন লোক বের কর যারা এই কাজ 
টু করবে)! হে আমার রব আমার দোয়া কবুল কর। (৪১) হে আমার রব! আমাকে ও আমার পিতা-মাতাকে ১০ -আর সব ঈমানদার ন 
লোকদেরকে সেদিন ক্ষমা করে দিও যখন হিসাব কার্যকর হবে । " 
ছু ₹ ৭ (৪২) এখন এই যালেম লোকেরা যা কিছু করছে, আল্লাহকে তা হতে গাফিল মনে করো না। আল্লাহ তো তাদেরকে ঢিল 
দিচ্ছেন সেই দিনের জন্য যখন অবস্থা এই হবে যে, চোখগুলো দিক ত্রান্ত হয়ে তাকিয়ে থাকবে। (৪৩) তারা মাথা তুলে পালিয়ে যেতে 
টন কবে, তাদের দৃষ্টি সমূহ উপরে নিবদ্ধ থাকলেও দিল উড়ে যাবে! (88) হে মুহাম্মদ, সেদিন সম্পর্কে ভুমি এই লোকদেরকে তয় 
দেখাও যখন আযাব এদেরকে গ্রাস করবে।তখন যালেমরা বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে কিছু কালের জন্যে অবকাশদাও। ভু 
রি (১০) হযরত ইবরাহীম (আঃ) আপন জন্মভূমি হতে বের হয়ে যাওয়ার সময় তার পিতাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি আপনার জন্য 
দ্র আমার প্রতিপালক প্র্থুর কাছে ক্ষমা ভিক্ষা করবো (মরিয়ম, আয়াত নং 8৭1) নিজের সেই প্রতিশ্রুতি পালনে তিনি তার এই ক্ষান্ত 
টিউব বিটা 


NESE হিতে 2 ভি ভিযও সুস্পূ্ ERS USK! 2 ln EL im wid 2 am wn mn on 0 
শব্দাথে কুর-৪/১২-- 


সুরা ইবরাহীম -১৪ ৯০ পারা-১৩ ৃ 
জাসদ তা: 
শে / 91১55 ওহ ১৫5৫ পর ENCES BL ৫৫2 ০ SE 
শি ৩028 নি HI তি HOLD 2৩ 24655 ০৪ 
প রতেমাদের নাই ইতিপূর্বে তোমরা শপথ করতেছিলে না কি রসূলদের আমরা ও তোমার আমরা সত 
HES অনুসরণ করব ডাকে 


সাড়াদিব সন 

Y Ad 2 
৫৫44 42 তি রি রি, 12 78286 COUNT Croll 
TR শেপ 2 51 | ১৫১ ৩১ ও শত ৫১১ Crp 


| BE 
এ ০.৯ “তীর ১৫৮ পার্ট [পর তর্প্ত পর্ণ ৫5 পারত রিট ১৮৫ পি শা 
৪১০৮৮6৩690৬ তত ৪০৮ 5 9৫ কে 
E তাদের চক্রান্ত তারা চক্রান্ত নিশ্চয়ই এবং দৃষ্টান্ত সমূহ তোমাদরে আমরা এবং তাদের আমরা কেমন সু 
রশ | করেছিল জন্য বর্ণনা করেছি সাথে করেছিলাম (আচরণ) 
বে EAN A 2৩ AIL 2252 ANG 3, 333% w 42 € 
৪6০ 039 235 0১59 EIGN 3৮$৮০৪৮৩ ght ও 51 
তব পর্বত তা যেন তাদের চক্রান্ত ছিল যদিও এবং তাদের চক্রান্তের আল্লাহর কাছে কিন্ত 
gj না সমূহ থেকে টলেযেত (এমনভয়ানক) (জওয়াবে ছিল) 
৫৮৮৮১৫৬0৫14 22,৫৮৬ 4৫ AIS তর পাত পি) এপ ক 
HUES Ae 81১১ ১2৮40) ১৮৪০০ ৮৬০১০৮০৩201 CASH 
বদলে সোঁদন প্রতিশোধ পরাক্রম - আল্লাহ নিশ্চয়ই তার রসূলদের তার ভংগকারী আল্লাহকে নিশ্চয়ই 
যাবে গ্রহণকারী শালী (কাছে) ওয়াদা ee মনে করবে 
৫ ৫ পুর্ণ পা ৪০114) => 724 224 
1 OLED ৩৯ঠা 4) B33 3 ৩৮৮০ 25 HE ০৮১০। 
i সর্বজয়ী “ (যিনি) আল্লাহর উপস্থিত হবে এবং আকাশমন্ডলী এবং পৃথিবীতে অন্য (এই) 8 
- এক কাছে (উন্মোচিত হবে) পৃথিবী 8 


অমর তোমার দাওয়াতে সাড়া দেব ও নৰ রসুলের অনুসরণ করব বিত্ত ভোদেরকে পট জবাব দেয়া হাব যে তোমরা কি লেই | 
লোক নও যারা ইতিপূর্বে কসম করে বলছিলে যে,তোমাদের জন্যে কখনই পতন হবে না? (৪৫) অথচ তোমরা এই জাতিগুলোর 

সু” তিসমূহে বসবাস করতেছিলে, যারা নিজেরাই নিজের উপর যুলম করেছিল আর দেখছিল, আমরা তাদের সাথে কিরূপ ব্যবহার স্ন 
সু বেছি৷ তাদের দৃষ্টান্ত দিয়ে আমরা তোমাদেরকেও বুঝিয়েছি। (৪৬) তারা নিজেদের সব কৌশল প্রয়োগ করে দেখেছে। কিন্তু তাদের দু 
প্রত্যেকটি অপকৌশলের জবাব আল্লাহর নিকট বর্তমান ছিল, যদিও তাদের কৌশলগুলি এমন সাংঘাতিক ছিল যে, তাতে পর্বত নড়ে স্ন 
প র্ঠতে পারে। (8৭) অতএব হে নবী! তুমি কখনই ধারণা করবে না যে, আল্লাহ কখনো নিজের নবী-রসূলদের নিকট করা ওয়াদার ছু 
খেলাপ কাজ করবেন। আল্লাহ সর্বজয়ী, প্রবল ও প্রতিশোধ গ্রহণকারী। (৪৮) তাদেরকে সেদিনের ভয় দেখাও যখন যমীন ও আসমান 

বদল করে অন্য কিছু করে দেয়া হবে৯১। এবং সব কিছু মহাপরাত্রমশালী একমাত্র আল্লাহর সামনে উন্মোচিত হয়ে উপস্থিত হবে। সত 


১১ এই আয়াত ও কুরআনের অন্যান্য সংকেত থেকে জানা যায় যে, কিয়ামতে যমীন ও আসমান পূর্ণ রূপে ধংশ হয়ে 

অন্তহীন হয়ে যাবে না, বরং মাত্র বর্তমান প্রাকৃতিক ব্যবস্থাকে ওলট-পালট করে দেয়া হবে। তারপর প্রথম ও শেষ ফুৎকারের সন 

্ র্ডব্তী বিশেষ সময়ের মধে যার ব্যান্তির পরিমাণ একমাত্র আল্লাহ তা’আলাই জানেন- যমীন ও আসমানের বর্তমান রূপ ও গঠন 
পরিবর্তিত করে দেয়া হবে এবং অন্য একটি বিশ্ব ব্যবস্থা অন্য এক প্রকার প্রাকৃতিক বিধান সহকারে গঠন করে দেয়া হবে। এই হবে সু 
পর-জগত। এরপর শিঙ্গায় শেষ ফুৎকারের সংগে সংগে আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পয়দা হয়েছিল সকলকে গু 
নতুন করে জীবিত করা হবে, এবং তারা আল্লাহ তা'আলার সামনে উপস্থিত হবে। এই ঘটনাকেই কুরআনের ভাষায় হাশর- পুনরন্থান সু 


বলা হয়ে থাকে। হাশর এর আভিধানিক অর্থ হচ্ছে সংগৃহীত ও একত্রিত করা। . টু 
নর ll 
I i 


উই রা me mn রত রা হে হারে ছা রাজ রাজ ছা রে ঢায ভা চা nN ON ঢা চা ON রা ছু হা ঢা ON হা হারা om no টি 


সূরা ইবরাহীম -১৫ ৯১ পারা-১৩ 
৭ 


ছু ১০ ০21৮৮ 2১৫ ১% ২০০,৫০৪ 42/3 2 ০ ছি 
LO রে 231 © 255) 6৮৮ 155 ১ সু 
স্রথেকে তাদের জামা শৃংখল মধ্যে একসাথে সেদিন অপরাধীদেরকে তুমি এবং ঘর 
Ll সমূহ (হবে) সমূহের আবদ্ধ দেখবে রর 


22 4 ১ PANEL 4৫ ৬ টিপার 3529 1 22৫ PALA 
Eo KH BDITRHIOID mets S53 ULE: 
যা ব্যক্তিকে প্রত্যেক আল্লাহ যেন ত্নি তাদের আলকাতরা সর 

bo প্রতিফলদেন (স্ফুলিংগ)  মুখসমুহকে করবে - 
৫ থে A 9১৫ ॥ ৫ 2 A 
2 ০১৬ ০৩ 1৫৬ ৮, ১৮০ 20) of ৮৩০ প্র 


এবং লোকদের পয়গাম এটা আল্লাহ নিশ্চয়ই সে উপার্জন | 
জন্যে করেছে 

রি 4৫ 5 ৰ পু) পানি ৮184 1 2 তে EG HE | 
ডি ৪ ৩৩15 Le | £৮ 9 15% 2) ১ 
শিক্ষা গ্রহণকরে যেন ও একই ইলাহ তানই প্রকৃতপক্ষে তারাযেন এবং তা তাদের যেন সত 


রর 
নন 
ু 
| 
গর 


[4 2/2, 22 

5:০1 
বোধ সম্পন্নরা 
(লোকেরা) 


॥ 


(৪৯) সেদিন তুমি পাপী লোকদেরকে দেখবে, শৃংখলে হাত পা শক্ত করে বাঁধা রয়েছে। (৫০) আলকাতরার পোষাক পরে 
থাকবে এবং আগুনের স্ফ্‌লিংগ তাদের মুখমন্ডল আচ্ছন্ন করে রাখবে। (৫১) এ হবে এই জন্য যে, আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে তার 
করা কাজের প্রতিফল দিবেন। হিসেব নিতে আল্লাহর কিছু মাত্র দেরী হয় না। (৫২) বস্তুতঃ এই একটি পয়গাম সব মানুষের জন্য। 
আর এ পাঠানো হয়েছে এ জন্য যে, তা দিয়ে তাদেরকে সাবধান করে দেয়া হবে এবং তারা জেনে নিবে যে, প্রকৃত পক্ষে আল্লাহ 
শুধু একজন, আর বুদ্ধিমান লোকেরা যেন এই ব্যাপারে সচেতন হয়। 


EOE হা ডা জার জে রা হর রা রায় রায়ে রা রা হারা রা হা রান চর ঢায ভার চেয়ে জা হে ভারে রাজ চা রাজ রাঃ ও হের ভে হয জারা ভয়ে হিরা হি ভাতে 
Wh জা রড হজ হাত on os জা হা রা ভা রা ঢা রর চর রা চা চর হারে OE রা রাতে ED ঢায রোযা চা রা হা 


সূরা আল হিজর-১৫ ৯২ পারা-১৩ 


নামকরণ 


এই সূরায় ৮০নং আয়াতের অংশ ৫2/42)১৯। 4513 ব্যবহৃত ১৯৯ শব্দটিকে গোটা সূরার নাম হিসেবে ব্যবহার 
করা হয়েছে। অর্থাৎ এটা সেই সূরা যাতে ১4- শব্দটি ব্যবহার করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


এই সূরার বিষয়-বন্তু ও বর্ণনাভংগী হতে স্পষ্ট হয়ে ওঠে যে, এ সূরা নাযিল হওয়ার,সময়-কাল সূরা ইবরাহীম নাযিল হওয়ার 
সময়েরর সঙ্গে মিলিত। এর পটভূমিতে দুটি জিনিস অতীব স্পষ্ট। একটি এই যে, নবী করীম (সঃ) ইসলামের দাওয়াত দিচ্ছেন, 
একটা যুগ অতিবাহিত হয়ে গেছে। যাদেরকে এ দাওয়াত দেয়া হচেছ তারা ক্রমাগত হঠকারীতা, ঠাট্টা-বিদ্রুপ, প্রতিরোধ ও 
অত্যাচার-উৎপীড়নের চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছে, অতঃপর এখন বুঝাবার সুযোগ কম এবং হুমকী ও সতকীকরণের সময়ই 
অধিক উপযুক্ত! দ্বিতীয় এই যে, নিজ জাতির অস্বীকৃতি, অবাধ্যতা ও প্রতিরোধের পাহাড় ভাঙতে ভাঙতে এবং তা অতিক্রম 
করতে করতেই নবী করীম (সং) শ্রান্ত-ক্লান্ত হয়ে পড়েছিলেন, এর দরুন বার বার তার মন ভেঙ্গে যাচ্ছিল। এ অবস্থা দেখে 
আল্লাহতা'আলা রাসূল (সঃ) কে সান্তনা দিচ্ছেন এবং তার সাহস বৃদ্ধির চেষ্টা করেছেন। 


মূল বক্তব্য ও আলোচ্য বিষয় 


মূলতঃ দু'টি কথাই এ সূরায় বর্ণিত হয়েছে। সতর্ক করা হচ্ছে সেই লোকদেরকে, যারা নবী করীম (সঃ) এর দাওয়াতকে 
অস্বীকার করছিল এবং তাকে ঠাষ্টা-বিদ্রপ করছিল; তীর কাজে নানা ভাবে বাধা দান করছিল। অপরদিকে নবী করীম (সঃ) কে 
সান্তনা দান করা হচ্ছে এবং তার সাহস ও মনোবল বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু তার অর্থ এ নয় যে, এ সূরায় কোন প্রকার নসিহত করা 
হযনি, মানুষকে বুঝাতে চেষ্টা করা হয়নি। বস্তুতঃ এসব হতে সূরাটি মুক্ত নয়। কুরআনের কোথাও আল্লাহতাআলা শুধু তাম্বীহ 
কিংবা নিছক শাসন-ত€সনা করে ক্ষান্ত হননি। কঠিন কঠিন ধমক ত€সনার মাঝেও তিনি নসিহত করতে, নানা উপদেশ দিতে 
এবং প্রকৃত ব্যাপারকে বুঝিয়ে সং-পথগামী বানাতে কোন প্রকার ক্রটি করেন নি। এ সূরায়ও তাই একদিকে তওহীদ প্রমাণকারী 
দলিলাদির প্রতি সংক্ষিপ্ত ইংগিত দেয়া হয়েছে, আর অপরদিকে আদম ও ইবলীস সংক্রান্ত কাহিনী শুনিয়ে এক মহা উপদেশের 
অবতারণা করা হয়েছে। 


০ Ry 


টাল ৯৩ ' 


৫ রত রী ট ্ 
মা be 25) EAS ৭৭ ৫1 
৬ তার রুকু (সংখ্যা) মক্কী আল হিজর সূরা ৯৯ তার আয়াত (সংখ্যা) 


Lh! 
পু 
2 | 
£ || 
NA উিসিসহিত পু |. 
ঢু B 
2 |! 
£ EB 
i 


LS 


os ol AS 
অশেষ মেহেরবান অতীব দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


ew ee oe EE ME EES ES ERNE NANA ASAE সস 2 
2 


3 


|| 

(আক্রসমর্পণ ১ তারা যদি কুফরী করেছে যারা আকাংখা (যখন)সময় ই 
হত করবে আসবে গরু 

ঢায পর ৩ পার্টি রি ১৪ ৫৫৮ ৫ ১1৮ 22 ১৫ gg 

20 ৩28৬ ৯০৪ 02] 3 2 AG 22136 ১ | 
te আশা তাদেরকেমোহাচ্ছন্ন এবং তারা তারা তাদেরকে সন 


2 শীঘ্রই আকাংখা রাখুক ভোগ করুক 55 ছেড়েদাও 


8 35 05 2০855 ৩৬ $ 845 ১৪ du 


ৰ অগে না (অবকাশে) তার এবং এ ছাড়া 


পারে 
৮2 55 ৩ পাপা 


০০০৩৮ ও 


নূর রুকু-১ (১) আলিফ লা-ম রা- এ আল্লাহর কিতাব ও সুস্পষ্ট বর্ণনাকারী কুরআনের আয়াত১। (২) এ দূরের ব্যাপার নয় যে, স্তর 
সু এমন একটা সময় আসবে, যখন তারাই- যারা আজ (ইসলামের দাওয়াত কবুল করতে) অস্বীকার করেছে, অনুতাপ ও আফসোস গু 
সর করে বলবে, হায়! আমরা যদি অনুগত হয়ে মেনে নিতাম। (৩) তুমি এদেরকে পরিহার কর। এরা পানাহার ও স্বাদ-আস্বাদন করুক গন 
সর এবং গাফিলতিতে ডুবিয়ে রাখুক মিথ্যা আশা-আকাংখার। অতি শীঘ্রই এরা জানতে পারবে। (8) আমরা ইতিপূর্বে যে জন-বসতিকেই | 
ঘর ধংস করেছি তার জন্য কর্মের এক বিশেষ অবকাশ লিখে দেয়া হয়েছিল। (৫) কোন জাতি না স্বীয় নির্দিষ্ট সময়ের পূর্বে ধংস হতে সুন 
প্র পারে, না তার পরে নিক্কৃতি পেতে পারে। (৬) এই লোকেরা বলেঃ হে সেই ব্যক্তি যার প্রতি এই যিকর ২ নাযিল হয়েছে, তুমি স্ব 
ছু নিঃসন্দেহে পাগল।৩ __ | 
ন (১) কুরআনের জন্য ‘মুবিন’,- সুস্পষ্ট শব্দটি গুনবাচক রূপে ব্যবহৃত হয়েছে। এর তাৎপর্য হচ্ছে এ আয়াত হচেছ সেই কুরআনের | 
E যা নিজের উদ্দেশ্য ও বন্তব্য স্পষ্ট-পরিষ্কার রূপে ব্যক্ত করে। (২) ‘যিকর’ শব্দ পরিভাসারূপে আল্লাহর কালামের জন্য কুরআনে টন 
স্ ব্যবহৃত হয়েছে। কেননা তা পূর্ণ নসীহত হিসেবেই আসে। পূর্বে যত গ্রন্থ পয়গন্বরদের উপর অবতীর্ণ হয়েছে তা সবই ‘যিকর’ ছিল। সু 
প্র ‘যিকর’ এর আসল অর্থ হচ্ছে “সুরণ করে' দেয়া ‘সতর্ক করা’ ও “উপদেশ দান করা’। (৩) তারা এ কথা বিদ্রুপ করে বলতো । তারা বব 
ছু তো এ কথা স্বীকারই করতো না যে ‘যিকর’ নবী করীম (সঃ) এর উপর অবতীর্ণ হয়েছে। এ স্বীকার করে নেওয়ার পর তারা তো আর স্তর 
সু তাকে পাগল বলতে পারে না। আসলে তাদের এ কথার অর্থ ছিল ‘ওহে, তুমি যে দাবী কর যে, আমার উপর যিকর নাযিল হয়েছে।' | 
ভর ভা! জা জাত ভা জাতে EN রা চা EE EE হযে জর ED জার জে জে আঃ OD EE আজ হর চর হর জা চর St চা আর EE [টি 


সূরা আল হিজর-১৫ ৯৪ পারা-১৪ 
ররর ভি নাল পুত্র 


৪৫১ Vo wl Ed ES এড ত & SE 


৩ 
সা যদি ফেরেশতাদের “ আমাদের কাছে না কেন 


টা 2 PALE CE ee | 
50:৩2 [2 29508) ্ ঢা 


i 
We ৫৫৫ 5 পা 2125] dea NE ৮ | 
CIS 22 G CAS os LHI 29৫ 6) 51 
- মধ্যে তোমার পূর্বে আমরা নিশ্চয়ই এবং তাকে নিশ্চয়ই এবং] 
0 | হন জের ডি নি আমরা - 
৫৮৫ ১৫৩ ১৮৪ ৩ ৯? 224 24 2 304 A 
BLS SI © ০58 BE 8 G55 ০2 পট (5 51 
E ত প্রবিষ্ট এভাবে তারা বিদুপ করত তার তারা এছাড়া রসূল কোন তাদের কাছে না এবং | 
“চা 5% 2৫5 ১৭৫ টা: টি 25 2 2 
8 SOC EL LISS 5 hb CHE IO ০৮০ ও 0 
E যদি এবং পূর্ববর্তীদের রীতি টি নিশ্চয়ই এবং তার তারা ঈমান না অপরাধীদের জি 
উপর আনে 


45255) চিত (55595 2৫2৩ ৫2 ৫:০৫ 


ক Ln C5 sd CO CS RE 


Hl করাহয়েছে পক্ষে তারা বলত মধ্যে তারাথাকত উপর দিতাম 
| ৫৩০৪১ 24 552 224% 2 724 
i OO mt 2 ০০০ 0৩ Ue! 

i যাদুগ্রহ্থ সম্প্রদায় আমরা বরং সিজার 


i 
গর (৭) তুমি যদি সত্য হতে, তাহলে আমাদের সামনে ফেরেশতাদেরকে কেন নিয়ে আস না? (৮) আমরা ফেরেশতাদেরকে শুধু শুধু | 
ত্র নাঘিল করি না; তারা যখন অবতীর্ণ হয় তখন মহাসত্যের সাথে অবতীর্ণ হয়। অতঃপর তাদেরকে আর কোন অবকাশ দেয়া হয় নাঃ। 


"El (৯) নিশ্চয়ই এই যিকর আমরাই নাযিল করেছি, এবং অবশ্যই আমরাই তার হিফাযতকারী। (১০) হে মুহাম্মদ, আমরা তোমার পূর্বে চু 


সর অতীতের বহু জাতির মধ্যে নবী-রসূল প্রেরণ করেছি। (১১) কখনো এমন হয়নি যে, তাদের নিকট কোন রসূল আসল, আর তারা 
সু তার প্রতি ঠাট্টা-বিদ্রুপ করেনি (১২) অপরাধী লোকদের দিলে তো আমরা এই যিকরকে এমনি ভাবে (লৌহ শলাকার মত) প্রবিষ্ট 
ছু করিয়ে দিই৫। (১৩) তারা এর প্রতি ঈমান আনে না। প্রাচীন কাল হতেই এই প্রকৃতির লোকদের এই নীতিই চলে আসছে। (১৪) 
ছু আমরা যদি তাদের প্রতি আসমানের কোন দুয়ার খুলে দিতাম, আর তারা তাতে আরোহণও করতে থাকত। (১৫) তখনও তারা ঘুব 
সুর বলতো যে, আমাদের চোখকে ধোকা দেয়া হচ্ছে। বরং আমাদের উপর যাদু করা হয়েছে। i 
(8) অর্থাৎ নিছক তামাসা দেখানোর জন্য ফেরেশতাদের অবতরণ করা হয় না যে- কোন কওম বললো ফেরেশতাদের ডাক আর সু 
প্র অমনিই ফেরেশতারা এসে হাযির হয়ে গেল! সেই অন্তিম সময়েই তো মাত্র ফেরেশতাদের পাঠানো হয়ে থাকে যখন কোন জাতির ছু 
ছু শেষ ফায়সালা ঢুকিয়ে দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। হক এর সংগে অবতীর্ণ হয় এর অর্থ হক নিয়ে অবতীর্ণ হয়। সত্য সহকারে সু 
সু অবতীর্ণ হয়, এর অর্থ সত্য নিয়ে অবতীর্ণ হয়। অর্থাৎ আল্লাহর সত্য ফায়সালা নিয়ে তারা অবতীর্ণ হয় এবং তা কার্যকরী করে তারা 
ক্ষান্ত হয়! (৫) মূলে ব্যবহৃত হয়েছে। আরবী ভাষায় £4৫-/এর অর্থ কোন জিনিসকে অন্য জিনিসের মধ্যে চালানো, অতিক্রম সর 
সর করানো বা প্রবেশ করানো; যেমন সুচের ছিদ্র দিয়ে সৃতা অতিক্রম করানো হয়। সুতরাং আয়াতটার অর্থ হচ্ছে মুমিনের হৃদয়ের মধ্যে লন 
ঘুর ' যিকর ' অন্তরের তৃপ্তি ও আত্মার জীবিকারূপে অবতীর্ণ হয়; কিন্তু অপরাধী লোকদের হৃদয়ের মধ্যে তা যেন পটকাস্বরূপ বিদ্ধ হয়, তান 
B শুনে তাদের মধ্যে এমন আগুণ জলে উঠে যেন একটি গরম শলাকা তাদের বুকের মধ্যে দিয়ে পার হয়ে গেল! I 


সূরা আল হিজর-১৫ ৯৫ পারা-১৪ 
চি ES OG EE ER “= ON NN ON) EN BE EN EN C202 DN MO VE GEE EO BD EPA EEL EEE E EEt BA EE EE BA 


TAIT (2 by LECT 4104 ৩55 শর্ট 4 রি পা ও পর্ব 
$ ০৪১৯ CI 2 32 A GUS IHS 


| 
এবং দর্শকদের তা আমরা ও বুরুজ সমূহ আকাশের মধ্যে আমরা নিশ্চয়ই এবং দু 
| 


১ সু 
LA 


f 


92% Wie ie yy 2.4% 2 রি 
০৬৮৩৪ EBC সনি 6০ ৬ IO গে ৩৬৯ BE ৩৫ 
থেকে 


মি 
উজ্জল অগ্নি শিক্ষা তাকে তখন শ্রবনে চুরিকরে যে কিন্তু অভিশপ্ত শয়তান প্রত্যেক 


ভার ছয় ভোর EN EE EM 
৬৮ %* 


5 
Al 
এজ 


$০% 


৮ 3 GE PAA 174 3» ৮2৫ 2 ৮৮ 2 প্র A 2 
০৫ GS [৫ 2 6515) ৩৪ ও)? ১০০১) 
প্রত্যেক তার মধ্যে আমরা এবং পর্বতমালা তার আমরা স্থাপন ও তা আমরা যমীনকে 
উদগত করেছি মধ্যে করেছি বিস্তৃত করেছি 


1 

E 

[| 

H 

HE 
EAE MAAN ৫ ৫০১ প্র ৮1৫ টি রে 
এ 2 ১ ০৯ ৪ I 9 9১6৮8 
: তার তোমরা যাকে এবং জীবিকার তার তোমাদের আমরা সৃষ্টি এবং সুপারমিত J 
জন্যে নও উপকরণ সমূহ মধ্যে জন্যে করেছি B 
ul 

1 

| 

রর 

[ 

| | 

i 

HB 

i 


ল্য 
রি 


[OE [| 
& 
a 


দু 


526:4৫6. ৫) 24472 22278 2% ১৬১৮ 
১৩৩ ৯), 25৩ Ge ১০০০৬৮১৯ 6৩৬৬ ৪155 ০০ 8] 5 


A 
7 
নির্দিষ্ট পরিমাণ এছাড়াযে তা আমরা না এবং তার ভান্ডার আমাদের এছাড়া জিনিষ কোন নেই এবং 


হিতে 


হং 


ie \ 


Be 1525 ৬ ৫৫) ৮ ke হি Alp (পাত 
8৫০৬ He ০০০1 05 CIC পঠিত Foy ৬4 5. 


E 
4 
Ee! 
= K 
নু 
ন 
£ 
ত্র 
a 
E 


প্ররুকু-২ (১৬) এ আমাদের কীঁতিবিশেষ যে, আসমানে আমরা বহুসংখ্যক সুদৃঢ় দুর্গ * বানিয়েছি, সেই সবকে দর্শকদের জন্য 
ু(তারকারাজি দিয়ে) সুসজ্জিত করে দিয়েছি। (১৭) এবং প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে সেই গুলোকে সুরক্ষিত করে দিয়েছি। (১৮) 
কোন শয়তান তাতে প্রবেশ করতে পারে না। তবে কোন কিছু শুনে নেয়া অন্য কথা," আর যখন সে কোন কিছু শুনতে চেষ্টা করে | 
তখন একটি উজ্জল অগ্নিশিখা তার পশ্চাতে ধাবিত হয়। (১৯) আমরা যমীনকে বিস্তৃত করেছি, তাতে পাহাড় গেড়ে দিয়েছি, তাতে সব 
ঘীঁজাতের উদ্ভিদ যথাযথ পরিমাণে সৃষ্টি করেছি। (২০) এবং তাতে জীবিকার উপকরণ সংগ্রহ করে দিয়েছি তোমাদের জন্যও, আর 
সেই অসংখ্য মখলুকের জন্যও যাদের রেষকদাতা তোমরা নও। (২১) কোন জিনিসই এমন নেই যার সম্পদের স্তুপ আমাদের নিকট 
বর্তমান নেই। আর যে জিনিসকে আমরা নাযিল করি এক নির্দিষ্ট পরিমাণে নাযিল করি।(২২) ফলদায়ক বায়ু আমরাই পাঠাই, পরে 
পানি বর্ষণকরি, আর সেই পানি দিয়ে তোমাদের সিক্ত করি। এই সম্পদের কোষাধক্ষ তোমরা নও। a 
(৬) মূলে : বুরুজ; ব্যবহৃত হয়েছে। আরই: ভাসায় দুর্গ, প্রাসাদ এবং অতি মজবুত ইমারাতকে বুরুজ বলা হয়। পরবর্তী প্রসংগের বিষয় 
চিন্তা করলে মনে হয়- সম্ভবত এ দিয়ে উৰ্দ্ধ -জগতের এক এক সীমাবদ্ধ খন্ডকে বোঝানো হয়েছে যার মধ্যকার প্রতিটি খন্ড অন্য খন্ড 
থেকে অতি দৃঢ় ও মজবুত সীমারেখা দিয়ে সুরক্ষিত ও পৃথক করা আছে। এই অর্থের দিক দিয়ে আমি বুরুজ এর অর্থ সুরক্ষিত সীমাবদ্ধ 
বা খন্ডরূপে গ্রহণ করা সঠিকতর মনে করি। (৭) অর্থাৎ সেই সব শয়তান যারা নিজেদের বন্ধু বান্ধবদের অদৃশ্য জগতের সংবাদ 

করার চেষ্টা করে। তাদের কাছে প্রকৃতপক্ষে অদৃশ্য বিষয় জানার আদৌ কোন উপায় নেই। এই সৃষ্টি জগৎ তাদের জন্য 
উন্মুক্ত নয় যে তারা যথা ইচ্ছা তথা যাবে ও আল্লাহর গুপ্ত রহস্যসমূহ জেনে নেবে। তারা শুনে জেনে নেবার চেষ্টা তো অবশ্যই করো 
বিত্ত আসলে তাদের পাল্লায় কিছু পড়ে না।(৮)-৩$$ এর অভিধানিক অর্থ উজ্জল অগ্নিশিখা। কুরআন মজীদের অন্যত্র এই অর্থে - 
৩১ শব্দ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অন্ধকার ভোদকারী অস্নিশিখা আমাদের ভাষায় আমরা খসে পড়া তারা' বলতে যে আধার 


 ভোদকারী অগ্িশিখাকে বুঝায় এক্ষেত্রে নিশ্চিত সে বস্তুকেই বুঝানো হয়েছে- এরূপ নাও হতে পারে। এ অন্য কোন প্রকারের 


সূরা আল হিজর-১৫ ৯৬ পারা-১৪ 
সরি ঠা Fi DE NET 


2 পর ৪ রি তর টা ৰ EPA [দু I 
০০1০ ৩৫৫ 52 (05৬৯) ০০৪ (০২১০৫ ৩] 2 


E আমরা নিশ্চয়ই এবং উত্তরাধিকারী এবং আমরা ও আমরা অবশ্যই ভি নথ 
EB (সকলেরই) মৃত্যু দিই 2 হা আমরা 
পা ১৪ রি El 3০৪, > 23) 
টি ৬৫7 ৫) রা রণ (822 
দ্তিনই তোমার হি এবং HE অ্গারীদেরকে - 
ঘর A রে রে রত সি ছি ১০99 2/7 i 
৬১ E) / 2 d £ দে 
8(2০5১০৮2 ও 529১2 ডি রি /8% শি ০০] seh 
(তৈরী) শুষ্ক ঠণঠণে থেকে ও প্রজ্ঞাময় নিশ্চয়ই তাদের সমবেত 
থেকে মাটি Bh করবেন - 
নে পে 214 5 234% hed 
ই 56 (5১৫ ৩১ এ 06 ০5 88৫ 01614 ৪ 9.০ Con 
রা লুএর আগুন রে ইতি পূর্বে ধু জিন rt পচা কাদা রী 


টু 


3০4০2 :21% NE L STN ৫৫ 0৮68 


রি তিক ঠনঠনে থেকে মানুষ * ) নিই ফেরেশতাদেরকে bl td 
ক রণ নো Bs FAA Pe তে 25:62 ৫ 
শর্ট এ Pd নি 2 2 +e 
lO 4 186 35 52 % ০৬৫ | 4৪১4 


সরু সিজদাকারী বে 22 Eta ie BTC মি এ 


ছু জন্যে হয়েপড়ো রুহ কিছু মধ্যে দেব সুঠাম করব যখন gj 
স্তর (২৩) জীবন ও মৃত্যু আমরাই দিই এবং আমরাই সকলের উত্তরাধিকারী?। (২৪) পূর্বে যেসব লোক তোমাদের মধ্য হতে চলে গেছে সর 


স্রতাদেরকেও আমরা দেখে রেখেছি। আর পরে আসা লোকেরাও আমাদের চোখের সামনে রয়েছে। (২৫) তোমার রব নিশ্চিতই এ গ্ত্ 
= বকে একত্রিত করবেন। তিনি বিজ্ঞানীও এবং সুবিজ্ঞও। [| 
ঘরিরু কূ-৩ ( ২৬) আমরা মানুষকে পচা মাটির শুষ্ক গাড়া হতে বানিয়েছি১০।(২৭) এর পূর্বে ভ্বিন জাতিকে আমরা আগুনের রর 
পেলিহান শিখা হতে সৃষ্টি করেছি+১। (২৮) অতঃপর সুরণ কর সেই সময়ের ব্যাপার, যখন তোমাদের রব ফেরেশতাদের বললেনঃ স্ব ' 
ঘর ' আমি শীঘ্রই পচা মৃত্তিকার শুস্ক গাড়া হতে একটি মানুষ পয়দা করব। (২৯) আমি যখন তাকে পুরা মাত্রায় বানিয়ে ফেলব এবং তাতে স্ত্ 
স্রনিজের রূহ হতে কিছু ফুকে দিব, তখন তোমরা তার সামনে সিজদায় পড়ে যাবে । |] 
দ্র রশি হতেও পারে যথা- মহাজাগতিক রশ্মি বা তার থেকে এমন কোন তীব্রতর রশ্ও হতে পারে যা এখনও আমাদের জ্ঞানের টুর 
ঘু সীমার বাইরে অনাবিস্কৃত আছে। আর এও সম্ভব হতে পারে যে এ দিয়ে সেই আধার বিদারক অগ্নিশিখা বুঝাচ্ছে যাকে আমরা পৃথিবী ছু 


ছু পৃষ্টের দিকে পতিত হতে চোখে দেখতে পাই; এবং এই জিনিসেরই দিয়ে উৰ্দ্ধ জগতের দিকে শয়তানদের উত্থান বিশ্লিত হয়। (৯) ঘুর 


ঘি অর্থাৎ তোমাদের পর আমিই একমাত্র স্থায়ী থাকবো। আর যা কিছু লাভ করেছো তা সবই মাত্র অস্থায়ীভাবে ব্যবহারের জন্য ষ্ট 
| পেয়েছো। শেষে, আমার দেয়া প্রতিটি জিনিস ত্যাগ করে তোমাকে খালি হাতে বিদায় নিয়ে যেতে হবে। এবং এ সমস্ত জিনিস যেমন সর 
মু ছিল তেমন ঠিক একইভাবে আমরাই ভান্ডারে থেকে যাবে। (১০) এখানে পবিত্র কুরআন এ বিষয়টি পরিষ্ষাররূপে ব্যক্ত করছে যে, সর 
সু মানুষ পাশবিকতার স্তর থেকে ক্রমে ক্রমে মানবিকতার পর্যায়ে উপনীত হয় নি- যেমনভাবে আধুনিক কালের ডারউইনের মতবাদ পল 
প্রভাবিত কুরআনের তফসীরকারেরা প্রমাণ করার চেষ্টা করে থাকেন। বরং মানুষের সৃষ্টির সুচনা সরাসরি মৃত্তিকার উপাদান থেকে স্ত্রী 
সী হয়েছে এবং আল্লাহতা ' আলা সে উপাদানের প্রকৃতি সালসলিম মিন হামাইমমাসনূন--44-9.1414-শব্দ দিয়ে বর্ণনা করেছেন। 
সু এ শব্দগুলি পরিক্ষাররূপে ব্যক্ত করছে যে পচে যাওয়া মাটির খামির নিয়ে একটি পুতুল তৈরী করা হয়েছিল যা পরে শুকিয়ে যায় এবং 
8 তারপর তার মধ্যে আত্মা ফুৎকারিত হয়। (১১) 2:।- গরম হাওয়াকে বলে। এবং আগুণকে যখন ' সামুম ' বলে বিশেষিত করা হয় 


তখন তার দিয়ে আগুন না বুঝিয়ে তীব্র গরম বুঝানো হয়ে থাকে। এর দিয়ে কুরআন মজীদে যে যে স্থলে বলা হয়েছে যে ভ্বিন আগুন রী 
শে শে শশা শে শে শে ER IER NE ue on 


সূরা আল হিজর-১৫ ৯৭ পারা-১৪ 
শর নাত EOS SG EE 


৪256 ৩ ৩53৮864825৫ HI Ist 


সর অন্তর্ভূক্ত হবে যে সে অস্বীকার একত্রে তাদের সবাই ফেরেএতারা ন 
E করল 

AN LE) fle পর্ণ Cr ৩১৩ 

॥0$ © Cigar Re OF শা ৬৫ ০5 (6৩ ১০8 
গ্লু সে সিজদাকারীদের সাথে তুমিহলে যে তোমার কি নজন কটীলের ঃ 
ছু বলল সা হয়েছে ইবলিস বললেন 


AT 225৫ পণ ১ টি AAA Ad ৫৬০৭ ও 
৪ ৪ রঃ রে রত ৮৯ [| 
U oY ৮ ৩৫ ৩৮ 48৬ I Ue | 
তিনে পচা কাদা তৈরী শুষ্ক ঠনঠনে হত তাকে আপনি মানুষকে রে পপর 
বললেন (থেকে) মাটি 75 করার জন্য 


১৩১ টি টা Gs ৫ 
50252 BL Kal DG 6) 5 © 2 BG 5 AT 
বিচারের দিন পর্যন্ত অভিশাপ তোমার নিশ্চয়ই এবং বিতাড়িত .কারণ তা বউ 
যি তুমি নিশ্চয়ই থেকে বের হও 

GEC ৩3৫ 


পা সপ পারি 


হাঃ হজে EE জজ চে ER জা HEE 
১ 


| 
[ক 
CG N 
Nu 
EN 
ৰ 
৫. 
রে 
৬6 
\ [ 
CS 
t 
3) 
হি 
২৬ 
bh LA 
CC: 
১ 
CR 


১ 


রত 
ast 
ফা 
এ বু 
| 
al 
EE 
চা 
সুখ 


৩ হও 


চা GS LL w 069 গাঁ সপ 24 24 
সু তাদের ই চি যে টুর সে বা টা (কিয়ামতের) 


রন, সুশোভন করব টানার রব বলল 5 
42212, 392 5 নাতি? তি তর 


৮৮৮17 ES 55) & © ৫০ ৫৪৩৮৯ 5 5 BS 


যাদের বেছে তাদের.. আপনার তাদেরকে অবশ্যই এবং 


FE) 


ic. 


ঃ নেয়া, হয়েছে.” 'মধ্য হতে রি 877 
| oe চে ৫ পরত 
0৮ ৫ ৮091৩ UF 
পথ এটা তিনি 
|| 
লন নাহ জক ত্য হল নজভল নল হল 
রী [ভাসা করলেনঃ ' হে ইবলীস তোমার কি হয়েছে; তুমি সিজদাকারীদের সঙ্গী হলে না কেন? ' (৩৩) সে বললঃ , এ আমার কাজনয স্তর 
যে , আমি সেই মানুষকে সিজদা করব, যাকে আপনি পচা মাটির শুল্ক গাড়া হতে সৃষ্টি করেছন: । (৩৪) আল্লাহ বললেনঃ * ঠিক আছে, 
তুমি এখান হতে বের হয়ে যাও; কেননা তুমি প্রত্যাখাত। (৩৫) এবং বিচার দিন পর্যন্ত তোমার উপর অভিশম্পাত। * (9) লে বদ 
i “হে আমার রব! তাই যদি হয়ে থাকে তবে আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন, যখন সব মানুষকে উঠানো হবে।* (৩৭)তিনি 
টী বললেনঃ ' আচ্ছা তোমাকে অবকাশ দেয়া হল। (৩৮) সেই দিন পর্যন্ত, যার সময় আমারই জানা আছে! ' (৩৯) সে বললঃ "হে আমার 
রী বব যেমন করে আপনি আমাকে বিভ্রান্ত করেছন, অনুরূপ ভাবে আমি এখন পৃথিবীতে তাদের জন্য চাকটিক্ের সৃষ্ট করে এই 
সকলকে বিভ্রান্ত করে দেব। (৪০)আপনার সেই সব বান্দা ছাড়া যাদেরকে আপনি তাদের মধ্যে হতে একনিষ্ঠ বানিয়ে নিয়েছেন। * i 
B (৪১) তিনি বললেন’ $ এ একটি সোজা পথ আমারই পর্যন্ত পৌচেছে”। a 
দন দিয়ে সৃষ্টি হয়েচে সে সব জায়গার ব্যাখ্যা পরিজ্ফুটিত হয়। (১২) 4%%:2024/5৩৬---এর দুই প্রকার অর্থ হতে পারেঃ ১১ 


স্ব পিএ OSE EG os mm me mn mn m2 mma mm mn 2 


শব্দার্থে কর-৪/১৩-___ 


সূরা আল হিজর-১৫ ৯৮ পারা-১৪ 
০০০ 


L232 LN টির পি ৫) 51752 HAL পে ৫৮১৯০৮ ৫ 

॥ 555 09 এ ৩ 8) omg এ ৩ ও ১৬৪ 6) 

পথ ভ্ৰষ্ট তোমার যে এছাড়া কোন তাদের তোমার নাই আমার নিশ্চয়ই 
বান্দারা 

০১ 25 পাত ১০ rr 4 


Eg, 2 ৬ ৮৮712 রর 22৮০৫ নি ৫ : 
নি 


? ১০৪০ 


6* 
ত 
হও 
b 


{201 
চা, Sg EGG EEA EE 
aint 
by 6২ 
2 1 
© 

ও শট 
8, 
সপ ৬৬ 6%* 

2 
AEE 
Le 
lev 
ib 
58 
০1৩ 
€২ 

১ 
be \ 

ও) 
রি 
২.৪ 
EE হি ১ 


CC 
৬৪6৯ 

৬ 
1২ 
5 

tN 
4 ৬৯ 


AAI AD DAL ৪১৫৫ 


৩৮০৬৮ 2 9) DA 28 0৩৩৫1 5€) 29) 
অশেষ 


|) ৪4 | 
সম্পর্কে তাদের এবং মৰ্মন্তুদ শান্তি তা আমার (এও) এবং ক্ষমাশীল K 
জানিয়ে দাও শান্তিও 


শি পে এপ (৫) 14 ) গর (৫ ১৫ 5৫৫ 2 ১৮৩, 15 
SOHNE 31০৬১৬৩1৪৩০ 42 8 BLO 9১৮০০ 
আতঙ্কিত” তোমাদের নিশ্চয়ই সে (তোমাকে) অতঃপর তার তারা প্রবেশ যখন ইবরাহীমের মেহমান 
(৪২) এতে কোনই সন্দেহ নেই যে, আমার প্রকৃত বান্দা যারা তাদের উপর তোমার কোন আধিপত্য চলবে না। তোমার কর্তৃত তো 
কেবল সেই বিভ্রান্ত লোকদের উপরই চলবে, যারা তোমার অনুসরণ ও আনুগত্য করবে১৩। (৪৩) আর তাদের সকলের জন্য 
দুঃসংবাদ রয়েছে। (88) সেই জাহান্নাম (যার দুঃসংবাদ ইবলীসের অনুসারীদেরকে শুনানো হয়েছে), এর সাতটি দরজা 

্্ররয়েছে। প্রত্যেকটি দরজার জন্য তাদের মধ্যে হতে একটি অংশকে বিশেষভাবে নির্দিষ্ট করে দেয়া হয়েছে১৪। Ll 
রুকু-৪ (8৫) পক্ষান্তরে মুত্তাকী লোকেরা,বাগ বাগীচা ও ঝর্ণাধারার মধ্যে থাকবে। (৪৬) এবং তাদেরকে বলা হবে যে, এতে 
প্রবেশ কর পূর্ণ শান্তি ও নিরাপত্তা সাথে, নিশ্চিন্তে।(৪৭) তাদের দিলে যা কিছু সামান্য ঈর্ষা-ক্রোধ থাকবে তা আমরা বের করে দেব। 
তারা পরম্পরে ভাই ভাই হয়ে সামনা সামনি আসন সমূহের উপর বসবে। (৪৮) তারা সেখানে না কোন কষ্টের সম্মুখীন হবে, না 
সেখান হতে তারা কখনো বহিষ্কৃত হবে। (৪৯) হে নবী! আমার বান্দাদেরকে সংবাদ দাও যে, আমি বড়ই ক্ষমাশীল ও দয়াবান। (৫০) 
কিন্ত সেই সংগে আমার আযাব ও অত্যন্ত পীড়াদায়ক। (৫১) আর এই লোকদেরকে খানিকটা ইবরাহীমের মেহমানদের কাহিনীর 
শুনাও। (৫২) তারা যখন তার নিকট আসল এবং বলল তোমার প্রতি সালাম, তখন সে বলল তোমাদের দেখে আমাদের তয় হচ্ছে। 
(১৩) এই বাক্যাংশের অন্য অর্থ এও হতে পারে যে আমার বান্দাদের (অর্থাৎ সাধারণ মানুষের) উপর তোমার কোন ক্ষমতা চলবে না 
যে, তুমি তাদেরকে জোর পূর্বক নাফরমান বানাবে। অবশ্যই যে নিজেই পথ ভ্রষ্ট এবং তোমার অনুসরণ করতে নিজেই ইচ্ছা করে, 
তাদেরকেই তো তোমার পথে চলার জন্যে পরিত্যগ করা হবে, তাদেরকে আমরা জোরপূর্বক তা থেকে বিরত রাখার চেষ্টা করবো না৷ 
(১৪)নি্দষ্ট দরজাগুলি সম্ভবতঃ সেই সব ভ্ৰষ্টতা ও পাপরাশীর দিক দিয়ে হবে যে সব পথে চলার কারণে দোযখ অবধারীত হয় 
যেমন নাস্তিকতা, শেরকী, মোনাফেকী, বা জুলুম-অত্যাচার, মিথ্যা ও পথভ্রষ্টতা, অশ্লীলতা, অন্যায় ইত্যাদি প্রচার প্রসারের রাস্তা- যী 


ব্যক্তির যেটি প্রকট হবে, সেই হিসেবেই তার রাস্তা নির্ধারিত হবে। Ll 
হত হজ Ws হার হাতে চর Sk হাহা ME Mm EN OE EE হা ME ME হা জে ভর যা রাজ ছয় জর হজ চুর ES রর EN রত হজ জা দুটি 


ন হু 
সা সি 


br) 
৭৯ 


সূরা আল হিজর-১৫ পারা-১৪ 
গা 
৮ 


৮2০প%ুপ 4 2 2 2 2 po 
[| ft 2 AA রর 3 র্‌ 
EE ৯৮০] ০৩ ৪9৮ চি 4৮ > ৩ ৩2 এ 
অবস্থায় এ বলল । জলী সুসংবাদ দিচ্ছি এ হয়ো কল | 
5৫ ৮ ্ 2০১ পে ৫৮৫ হন 
শত 6 (০০0 Sed ie OILS শি ASNGES - 
শ সত্য তোমাকে আমরা তোমরা অতএব বার্ধক্যে নানি | 
হয়ো না সহকারে সুসংবাদ দিচ্ছ রর সুসংবাদ দিচ্ছ কি ধরণের পেয়েছে 
রর তর 


ভি টন 1 57 2426 CALE 022 059 02858) ই 
প্র অতএব সে পথ্রষ্টরা তে পি হতাশদের ই 
চর কি ৮ 2 হয় 
পাও বে 2 EATEN ALE 11 
পু) Ce ৫) oe) ভা ঠা ৪ ০১-০১৮। 1 সিসি 
" অপরাধী সম্প্রদায়ের প্রতি তারা প্রেরিত হে আপনাদের 
শি BA টাটা না, গা চারি চর ০ 
৪০৮ (20146366 4H এ 5 6 Cis mt 2 015৮৮ 0) 3) 
ৰ অবশ্যই নিশ্চয়ই আমরা স্থির রি সকলকে তাদের রা los নৃতের পাবার ব্যতীত 
গিরি পা ও 
পর্ণ 2৫ 76 এ ৫ 
89) ১0৬৬ ol, 2 HO ০9৮ 
অপরিচিত শে প্ররিত টি পনি ত পিছে থেকে গর 
আপনারা ভা কাছে যখন যাওয়া লোকদের সু 


1১৫৫ পার 2৫৩ 112 ১1৮ 15116 
2 ও এরা 29 03453 হি ৩০ এ KH 

সত্য ? তোমার কাছে এবং সন্দেহ সর তারাছিল এ বিষয় তোমার কাছে বরং 

সহকারে আমরাএসেছি করত নি নিয়েযা আমরা এসেছি 

৬ রি 2° | 

bl 22 ৮ এ 6 ৬, 9036৬ | ৮ রড 

রঙ = ই জিব ৮ অবশ্যই নিশ্চয়ই সু 

চলে যাও সত্যবাদী আমরা ষষ্ট 

্ (৫৩) তারা জবাব দিল ভয় পেও না, ক ১৫ (৫৪) ইবরাহীম বললঃ ' তোমরা তর 
আমার বৃদ্ধ বয়সে আমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছ? একটু চিন্তা করেই দেখনা, তোমরা আমাকে কি ধরণের সুসংবাদ দিচ্ছ! । (৫৫) সুর 
তর তারা জবাব দিলঃ ' আমরা তোমাকে ঠিক সত্যই সংবাদ দিচ্ছি। তুমি নিরাশ হয়ো না। (৫৬) ইবরাহীম বললঃ "নিজের রবের রহমত ্ট 
সুর হতে তো কেবল গোমরাহ লোকেরাই নিরাশ হয়। (৫৭) পরে ইবরাহীম জিজ্ঞাসা করল £ ' প্রেরিত লোকেরা কোন অভিযানে আপনারা স্ব 
প্র আগমন করেছেন? (৫৮) তারা বললঃ আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি। (৫৯) কেবল মাত্র লুত এর ঘরের স্ট 
প্র লোকেরাই এ হতে রক্ষা পাবে। তাদেরকে আমরা রক্ষা করব। (৬০) তার স্ত্রী ছাড়া, যার জন্য (আল্লাহতা ' আলা বলেন) আমরা স্থির দ্র 

সু করে দিয়েছি যে, সে পিছনে থেকে যাওয়া লোকদের মধ্যে শামিল হয়ে থাকবে। ' i 

রুকু-৫ (৬১) পরে যখন এই প্রেরিত-ফেরেস্তারা লূত এর নিকট পৌছিল। (৬২) তখন সে বললঃ ' আপনারা তো অপরিচিত মনে ছী 
হচেছ’ । (৬৩) তারা জবাবে বললঃ ' না আমরা সেই জিনিসই নিয়ে এসেছি, যার আগমন সম্পর্কে এই লোকেরা সন্দেহ পোষণ করত। 

(৬৪) আমরা তোমাকে সত্য বলছি যে, আমরা তোমার নিকট সত্য সহকারে এসেছি। (৬৫) কাজেই এখন তুমি কিনু রাত থাকতেই ছু 


টু নিজের ঘরের লোকদের নিয় বের হয়ে যাবে। 
(১৫) অর্থাৎ হযরত ইসহাকের (আঃ) পয়দা হবার সুসংবাদ, সুরা হুদে এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। La 


TT TST TTT TTT শাসন ৮৩ 


ER 


সূরা আল হিজর-১৫ ১০০ পারা-১৪ 


রাডার গাগা গা 
পানর্ত / রবিতে! 


29734 £ ৯792 না ie > রে 

৪৩3৮ ০1৮০০ 5 ৩০ ৩ ৬৪৫৫ দ 2 moO Ay ml 2g 

তোমাদের নির্দেশ যেখানে তোমরা এবং কেউ তোমাদের তাকাবে না এবং তাদেরপশ্চাদ ০ 

- নি চলেযাও মধ্য থেকে (পেছনে) মম? কর রি 

24 %5524 2 তি 22 1 7544 

৩ ০:2০ (৩:2০ 75252 Ses ০22 এ ১১4৩) ৩৩০ 

রি কেটেফেলা বিষয়ের এই তার রি 

লোকদের পতি রি 8 

৮ পণ ৩০ট ৬ এপার 2 342 dR SFA ৮ 

৮ 5583 6) 08 9০১১৪ IUD ON HG 21 
ব আমার 
অতিথী 


এসব নিশ্চয় (লৃত) তারাখুশিহয়ে শহরের অধিবাসীরা আসল এবং 
লোক 


আমার - 
হও মেয়েরা দোয়িত নেয়) ই 
2 5১৪০ 2.৮ ১৫ PE LAA তিতির 
১৪৫৮ ৫ ৬ Gps 8450 ০৪ দাহ? ঃ 
লা মহানাদ is ble রা 
ভাগকে 


৬৭ ১১ ঠা কিন ৩০145৩55৩41 


অবশ্যই এর মধ্যে নিশ্চয়ই পাকানো ট) পাস তাদের আমরা এবং তারনীচের 
নিদর্শনসমূহ আছে উপর বৰ্ষণকরলাম ভাগে 


20% 2 a Il 
চা তন 4) 36 Lo 
পথেরসাথে অবশ্যই নিশ্চয়ই তা রয়েছে এবং সারি 


এবং নিজে পিছনে পিছনে চলতে থাকবে। তোমাদের মধ্যে কেউ যেন পিছনের দিকে চেয়ে না দেখে। বাস, সোজা চলে যাবে, ছু 
যেদিকে যাবার জন্য তোমাদেরকে হুকুম দেয়া হচ্ছে। (৬৬) আর তার নিকট আমরা এই ফায়সালা জানিয়ে দিয়েছিলাম যে সকাল দু 
হতে না হতেই এই লোকদের মূল কেটে ফেলা হবে। (৬৭) ইতিমধ্যে শহরের লোকেরা খুশীতে আদ্রহারা হয়ে লূতের ঘরের উপর ছু 
সর চড় হল। (৬৮) লুত বললঃ “ভায়েরা এরা আমার অতিথি, আমাকে অপমানিত করো না; 18557 
নত eee CC NT ET OTE 
সর হা না? (৭১) লূত (কাতর হয়ে) বললঃ ‘তোমাদের কিছু করতেই যদি হয় তাহলে আমার এই কন্যারা বর্তমান রয়েছে’ ১৬। 
(৭২) তোমার প্রাণের শপথ হে ণবী! এই সময় তাদের উপর একটি নেশার সওয়ার হয়ে বসেছিল, যাতে তারা আত্মহারা হয়ে 
যাচ্ছি (৭৩) শেষ পৰ্যম্ সূর্যোদয় হতেই তাদেরকে এক ভয়াবহ ও প্রচন্ড ধূনি এসে ঘিরে ধরল। (৭8) আর আমরা সেই 
চু জনপদটিকে সমূলে উল্টে ফেললাম। এবং তাদের উপর পাকানো মাটির প্রতরসমূহের বৃষ্টি বর্ষিযে দিলাম। (৭৫) এই ঘটনায় বড় | 
নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা অর্তদৃষ্টি সম্পন্ন। (৭৬) আর সেই অঞ্চল (যেখানে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল) | 
সাধারণ চলাচল পথের পাশে অবস্থিত১৭। i 


নু (9২) ব্যাখ্যার জন্য টব ভ্‌দ, টীকা নং ২৬; এ 1,১৭) হয়া থেকে সিরিয়া এবং ইরাক থেকে মিনর হতে এ দ্বজন্রীন্ত রী 


ME EE ভা ভিজ EY mn Ee Tm En হজ হত EH ES VEE ভে ES হর হা হত Mn Em a চটি 


উন 
২ 
: 
C’ 
টু 


সূরা আল হিজর-১৬ ১০১ পারা-১৪ 
46 2 2 পা hh 


রিয়া RH) ৩০০ LEO) 5830 2 IDG 618 


’ অব আয়কার অধিবাসীরা ছিল এবং ' হি এর (য়েছে) নিশ্চয়ই 
মধ্যে 

ও নে নু |] 
ক ৩০৬ এপ 58 95 dy € টি ৫: এ 
8 অধিবাসীরা মিথ্যারোপ ৬ এবং আমরা অতঃপর 
- রি করেছিল ভি জজ = রি শি 
৮ 2... ক nd | নি রি 2 
i 20 Ce Gs 56S ৩ ৪৩1 টা 
প্র এবং উপেক্ষাকারী তাথেকে 8 এবং  রসূলদেরকে হিজরের ছু 
৫১০৪৮ রর ৫১: 7) ৮ 9৫ 18 
1৩ ০2০১ NAGE ELD (8০ Es des 02৫ ০174 
লু সকাল হতে মহানাদে অতঃপর নিরাপর্দ ঘর সমূহ পাহাড় থেকে তারা খোদাই করত ছু 
রী 217 নু 

নে তা ১৪2 2/ 2৫ পপ 

5) 9৯১,258 L 2৪৯৮৫ চ৬ ৫1৬ এ 
টনি এবং আকাশ আমরা নাই এবং সা যা তাদের কাজে অপর 
মন্ডলী সৃষ্টি) করেছি রর টার আসল এটা 

৫:2৫ 4১14৫ শণল 2৫07৫) ও A sd / 
25১৫) 5220 ANY 2050 9] 2১৬ ১1 ৩৪ Got 

ক্ষমা 


সুতরাং অবশ্যই কিয়ামত নিশ্চয়ই এবং মহাসত্য এ ফি 
আসবে 75 


9290 BH 2 ৩3 5১০০৪ 1 


৮ লে 
6 
4 
শি 
ALR 
HE mu ft 


g (৭৭) এতে বড় উপদেশের উপাদান রয়েছে তাদের জন্য যারা ঈমানদার লোক। (৭৮) আর ' আয়ক৷ ' বাসীরা১৮ যালেম ছিল। (৭৯) ্ট 
সর তোমরা লক্ষ্য কর আমরা তাদের উপর প্রতিশোধ নিয়েছি। এই দুটি জাতির পরিত্যক্ত এলাকাই প্রকাশ্য পথের উপর অবস্থিত১*। 
Bী রুকু-৬ (৮০) হিজর এর লোকেরাও নবী- রসূলদের প্রতি মিথ্যা আরোপ করেছে (অমান্য করেছে)। (৮১) আমরা আমাদের সতী 
স্টু আযাব তাদের নিকট পাঠিয়েছি, আমাদের নিদর্শন সমূহ তাদেরকে দিয়েছিলাম; কিন্তু তারা এই সবের প্রতি কোন ভ্রুক্ষেপই করেনি। 
| (৮২) তারা পাহাড় খোদাই করে বসবাসের ঘর রচনা করত এবং নিজেদের মতে তারা সম্পূর্ণ নিক ও নিশ্চিন্ত ছিল। (৮৩) শেষ টু 
ছু পর্যন্ত এক ভয়াবহ ও বিকট শব্দ তাদেরকে সকাল হতেই পেয়ে বসল। (৮৪) এবং তাদের উপার্জন তাদের কোন কাজেই আসল না। দুর 
Bl (৮৫) আমরা যমীন ও আকাশ মন্ডলকে এবং এই দুয়ের মধ্যবর্তী যাবতীয় সৃষ্টিকে মহাসত্য ব্যতীত অপর কোন ভিত্তিতে পয়দা | 
8 করিনি। আর চূড়ান্ত ফায়সালা করার সময় নিঃসন্দেহে আসবে। অতএব হে মুহাম্মদ, তুমি (এ লোকদের অর্থহীন কাজ-কর্মকে) সু 
"05 (৮৬) নিঃসন্দেহে তোমার রব সব কিছুরই সৃষ্টিকর্তা এবং সব কিছুই তিনিই জানেন। - 


টী বিরান এলাকা পথে পড়ে এবং সাধারণতঃ কাফেলাসমূহের লোক এই পুরা এলাকায় যে সব ধৃংসের চিহ্নসমূহ আজ পর্যন্ত ষ্ 
লি সুস্পষ্টরূপে দেখা যাচ্ছে তা দেখে থাকে। | 
E (১৮) অর্থাৎ হযরত শোয়েবের (আঃ) কওমের লোক। আয়কা তাবুকের প্রাচীন নাম। (১৯) মাদাইন ও আয়কার অধিবাসীদের ষ্ 


ন এলাকা হেযায থেকে ফিলিস্তিন ও সিরিয়া যাবার পথে পড়ে। | 
| 
| | 


W sn un mn un জা জাজ জজ ভা EE HE রর হা EE EE UE চা! হা EE EEA ME EN S23 CE মু পো জাতে ERS হাহা ON হর! জু চটি 


[=] 


সূরা আল হিজর-১৫ ১০২ পারা-১৪ 


8৫৫4 খা BAPE GENS EL SEH 8 
৮০ এপ 2৬ 


£ ৩৩ 555 বি 018 3৩৩০5 ৬০ ৬৬৫ LG £8 


তোর ও 


E কর সম্বন্ধে করো মধ্যকার শ্রেণীতে দিযে বিলাস দিয়েছি শ 


"5% 209 


পাও 423 পপ 1৮১৫২৫১০৮৮৮ 55 বেশে 
ও ৮8০14 (3525৩ ০৮55 / ১9355 ৩ 


ঘর বিভক্তকারীদের ১ সুস্পষ্ট সতর্ককারী আমি নিশ্চয়ই বল এবং 


রর “> 24 22 31 5 ্ 
নু ৩৫ 6৫3 ৩৩৫৯ রত ৫৫ ৩১১৯ oss GP ১০ ৩: cy 
থেকে বি রবের শপথ না - 


০৮০৬৫ 32% ue ০৬০ HUET SCS 
মুশরিকদেরকে উপেক্ষাকর ও তোমাকে হুকুম রর সুতরাং জন - 


Es বিষয়ে যা প্রকাশ্যে প্রচার কর 
এলার্ট 2822 


৫ Hed 3° রে ি - 
4 ভিত ৬ 40122 05৩৫ CHO 05 2১৪০ ULL 
oo অন্যকে ইলাহ আল্লাহর সাথে রর যারা বিদুপকার দেরি বিরুদ্ধে) তোমার জন্যে ষ্ট্ 
আমরাই যথেষ্ট - 


শি SEL LANDA BEL {244 ৫2 পসরা 

রে rt SLL ৩, 453০ এ ৫৫ SY ১9৬8 

প্ৰশংসা” উঠা: তারা বলে একারণে রি সংকুচিত নিশ্চয়ই এবং তারা 

1H টা টা নন পার oe Ed আমরা রণ রঙ 
29১5৫ A ‘A 5 রি 2 Aw 2 . w 

1৩৩০ 42৫৬ ৫৫ Sb 56 (2১৯-। Gs EF £ Ss 


উর ও নিজদাকারীদের অন্তর্ভূক্ত হও এবং তোমার 


৪ 


টি 


গ্রকরেছি। (৮৮) তুমি এই দুনিয়ার দ্রব্য সামগ্রীর প্রতি চোখ তুলে তাকাবে না, যা আমরা এদের মধ্যে বিভিন্ন লোকদেরকে দিয়ে রেখেছি ছ্ 
আর না এদের অবস্থার জন্য নিজের দিলে কষ্ট বোধ করবে। তাদের পরিবর্তে ঈমানদার লোকদের প্রতি মনোযোগ দেবে। (৮৯) এবক্ক্ী 
্র(অমান্যকারীদের) বলে দাও যে, আমি তো স্পষ্ট ভাষায় সাবধানকারী- ভীতিপ্রদর্শক মাত্র। (৯০) এ তেমনি ধরনের সাবধানতা দান 
রী যেমন আমরা এই বিচ্িন্নবাদীদের প্রতি পাঠিয়েছিলাম। (৯১) যারা নিজেদের কুরআনকে টুকরা টুকরা করে ফেলেছে২১।(৯২) অতএব 
শপথ তোমার রবের নামের আমরা অবশ্যই এই সকল লোককে জিজ্ঞাসা করব, যে, (৯৩) তারা যা করতেছিল? (৯৪) কাজেই হে নবীন 
যে জিনিসের হুকুম তোমাকে দেয়া হচ্ছে তা জোরে সোরে উচ্চ কষ্ঠে বলে দাও এবং শেরককারীদের বিন্দু মাত্র পরোয়া করো না। (৯৫) 
তোমার পক্ষ হতে সে সব বিদ্রুপকারীদের সম্পর্কে ব্যবস্থা গ্রহণের জন্য আমরাই যথেষ্ট।(৯৬) যারা আল্লাহর সাথে অপর কাউকে 
মু শরীক বানাচ্ছে, অতিশীঘ্ই তারা জানতে পারবে। (৯৭-৯৮) আমরা জানি, এই লোকেরা যে সব কথা বার্তা বানিয়ে তোমার উপর 
মু আরোপ করে সে কারণে তোমার দিল বড়ই কৃষ্ঠিত হয়।(এর প্রতিবিধান) তুমি তোমার রবের হামদ সহকারে তার তসবিহ পাঠ কর 
চত সজা নানা নি রাত মারি বরের বজ ডে রর ৰণ 

(২০) অর্থাৎ সুরা আল ফাতেহার আয়াত। প্রাচীনদের 1. অধিকাংশও এ বিষয়ে একমত, বরং ইমাম বোখারী এ বিষয়ে প্রমা' 
্রদুটি মারফু রেওয়াত দিয়ে পেশ করেছেন যে স্বযং নবী করিম (সঃ) 65:4 কে সূরা ফাতেহা বলে বর্ণনা করেছেন।(২১)অর্থাপ্চ 


টী কুরআনের মত তাদের যে গ্রন্থ দেয়া হয়েছিল তাকে -তারাখন্ড খন্ড করে ফেলেছে- তার কোন অংশকে তারা পশ্চাতে ফেলে রাখে। 
জে চে হে হজ হা হজ চা EEN হা হত হজ আর মা জা EE ME হজ জা ভার ভিজ ভাত চাও জহর জাতে ভা EN হার রা জর রর টি 


এ 


দা জার জা রা রাজা ভার জং হা রা রঃ চর ভার ভা রর চর GENE হর হর রাজা হত ভাতে হতো হজ চর রর ভাগ ভার হযে হা ভি চা Mia TES EUG! অজ ভে চাও জো হোত হি হজ চি ED 


সূরা আন-নাহল-১৬ ১০৩ পারা-১৪ 
জ WE তাজ EE হত তত হর তা জে ভর জর চর হা জা গার রাজা চে চাহ হা রর জাতে হা হর হে মর তর চর হার জাতে জা 


সুরা আন-নাহল 
নামকরণ 
এই সুরার নামকরণ ৬৮ নং আয়াতের -০১-০) 0,৬৫০ $$ অংশ হতে গৃহীত হয়েছে। এতে যে-০)০৫/- শব্দ রয়েছে, একে 
সমগ্র সূরার নামরূপে গ্রহণ করা হয়েছে। এও শুধু চিহ্ন স্বরূপ বিষয়বস্তু হিসেবে গ্রহণ করা হয়নি। 


নাযিল হওয়ার সময়-কাল 

সূরার আভ্যন্তরীন বহুসংখ্যক সাক্ষ্য প্রমাণের দৃষ্টিতে এ সূরার নাযিল হবার সময়কাল সম্পর্কে আলোকপাত করা যায়। যেমন 
৪১নং আয়াতের অংশ- 1364৩ (51 317 ৫50$ “-যারা নির্যাতিত হওয়ার পর আল্লাহর পথে হিজরত করেছে’ 
CREE EL alin a rales eae Re ১০৬ নং আয়াত- 
79৬৫ 0290 4৫ ০০ ঈমান আনার পর যে লোক আল্লাহর সঙ্গে কুফরী করেছে -হতে জানা যায় যে, এ সময় মুসলমানদের 
উপর অমানুবিক অত্যাচার ও যুলুম পূর্ণ তীব্রতা ও অমানুষিকতা সহকারে অনুষ্ঠিত হচ্ছিল এবং প্রশ্ন জেগেছিল যে, কোন ব্যক্তি 
যদি অসহ্য নির্যাতন উৎপীড়নে ব্যাধ্য হয়ে কুফরীর কলেমা মুখে উচ্চারণ করে বসে, তা হলে তার হুকুম কি হবে? ১১২ - ১১৪নং 
আয়াতঃ -ই5% 522১1 ০/০/-থেকে 559 2) 33৩1" হতে স্পষ্ট ইংগিত পাওয়া যায় যে, নবী (সঃ)- এর নবুয়্যত 
লাতের পর মন্কায় যে ভয়াবহ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল, এ সূরা নাযিল হওয়ার সময় পর্যন্ত তার অবসান হয়ে গিয়েছিল। এ সূরায় 
১১৫নং আয়াতটি এমন যে, সুরা আনআম এর ১১৯নং আয়াতে তার হাওলা দেয়া হয়েছে। আর ১১৮নং আয়াতটি এমন যে, 
তাতে সূরা আনআম এর ১৪৬ নং আয়াতের কথা ইংগিত করা হয়েছে। এ হতে প্রমাণিত হয় যে এ দুটি সূরা প্রায় একই সময়ে 
নাযিল হয়েছে। এসব সাক্ষ্য প্রমাণদি হতে স্পষ্ট জানা যায় যে এ সূরা রসূলে করমী(সঃ)- এর মক্কী জীবনের শেষ পর্যায়ে নাযিল 
হয়েছিল। সূরার সাধারণ বর্ণনাভংগী হতেও তার সমার্থন পাওয়া যায়। 


উহ রাজ en ভা হয়া EE তের ten রা হর রা রা EE EL চা হে রা DN হা MON জা ESS BES তে জার হে ভোর ED হা আও চর পর EE EE ভাজ Es EA EE রা EE যা রা জজ টি 


সূরা আন-নাহল-১৬ ১০৪ 


নু AMET 225 7 
EB £ ey ৩৫ ১০০) LBL ond Nd) রব এর 
2. EE sn HMO 
রি র্ ০১৯৯৯ ৬০ পো ls > ঢু | 
শি অভীবদ্য়াবান অশেষ মেহেরবান. আল্লাহর নামে (শুর করছি)... 
[| LP KE 
[3 ৬৮৮ ৬১ ক 
০০ ৩ এ 4০5 অই 5 20 Sf Gf 
তারা শরীক করে তাথেকে বহুউর্জে ও তিনি পবিত্র তা তোমরা সুতরাং আল্লাহর হি 
| | যা তাড়াহুড়া কর 25 
1d He Ce HES LCs 24052411758 
॥ ৩ 7১৩5 G3 ES ০245 rire 227 DON £ 
E থে তার বান্দাদের মধ্য হতে ইচ্ছে (তার) উপর তার নদেশে রূহ সহ - ফেরেশতাদেরকে অবতীর্ণ সত 
রী “০৫ / tS 2 পচ 4) 4% 47 ৮ 
৪94 ৯2শ রত 92 ও ৭ পা 
তি রাধ! র ৩ র 
- মন্ডলী করেছেন _ আমাকেতয়কর ইলাহ যে সতর্ককর - 
52 পু AL EN ৮4৫5৩১৫২44৫ পর্তার্চা পা 1৫010 তি 
৪2552 190 255১320১59৮ ০৯০ ৮৩৭০৩ 
প্র ঝগড়াটে সে অতঃপর শুক্র থেকে মানুষকে তিনি সৃষ্টি তারা তাথেকে বহু মহাসত্যপ্ট 
যখন (সষ্টিহল করেছেন শরীককরে যা উরে সহকারে 
E24 2 Pm ০০ GS ALN 20 শট 
ভব ত থেকে এব উপকারিতা ও শীত নিবারক তার তোমাদের তাতিনি চতুষ্পদ এবং সুস্পষ্ট | 
উপকরণ মধ্যে জন্যেআছে সৃষ্টি করেছেন জন্তু সমূহ 
- Es রর টি ৫১2 এগ 48 OH 
1 ৩০০25 ০৯ ০৯৮ ০৯ 0৬৬৪ HY 28488 I 
প্র: সকালে তোমরা চারণ যখন ও সন্ধ্যায় তোমরা যখন সৌন্দর্য তার তোমাদের একং তোমরা সু 
ক্ষেত্রে নিয়ে যাও চারণ ক্ষেত্র থেকে আন মধ্যে জন্যেআছে খাও 
রি রুকু-১ (১) আল্লাহর ফায়সালা এসে গেছে? এখন তার জন্য তাড়াহুড়া করো না। তিনি পবিত্র মহান তাদের করা শেরক হতো শু 


(২) তিনি তার এই রুহকে২ যে বান্দাহর উপর চান নিজের নির্দেশক্রমে ফেরেশতাদের মাধ্যমে নাযিল করেন (এই হেদায়াত 
সু সাহকারে যে,) লোকেদের সাবধান ও সতর্ক কর, আমি ছাড়া তোমাদের আর কোন মাবুদ নেই। অতএব তোমর আমাকেই ভয় কর 8 
চু (৩) তিনি আসমান ও যমীনকে সত্যতা সহকারে পয়দা করেছেন। তিনি বহু উচ্চে ও উর্ধে সেই শের্ক হতে যা এই লোকেরা করে। 

(8) তিনি মানুষকে এক শুক্র বিন্দু হতে পয়দা করেছেন এবং দেখতে দেখতে সে স্পষ্ট এক ঝগড়াটে ব্যক্তি হয়ে গেছে ৩1(৫) তিনি 
সু জ্ত জানোয়ার পয়দা করেছেন। তাতে তোমাদের জন্য পোষাকও রয়েছে, আর খাদ্যও; আরও নানাবিধ অন্যান্য ফায়দাও নিহিত 
Hl রয়েছে। (৬) তাদের মধ্যে তোমাদের জন্য সৌন্দা্য রয়েছে, যখন সকাল বেলা তোমরা সেগুলিকে বিচরণের জন্য পাঠাও এবং সন্ধ্যায় রর 
নু সেগুলিকে ফিরিয়ে আনো। হর 
(১) অর্থাৎ তা প্রকাশের ও কার্যকারী করণের সময় নিকটবর্তী হয়েছে। সম্ভবত এই ফায়সালা বলতে নবী করীমের (সঃ) মক্কা থেকে 
& হিজরতকে বুঝানো হয়েছে- কিছুকাল পরেই যার হুকুম দেয়া হয়েছিল। পবিত্র কুরআন অধ্যয়নে এ কথা জানা যায় যে, নবীকে যে 
রী লোকদের মধ্যে উথিত করা হয় তারা যখন প্রত্যাখ্যান করার শেষ সীমায় এসে পৌছে তখন নবীকে হিজরতের হুকুম দেয়া হয় এবং 
টী এই হকুমই তাদের ভাগ্যের শেষ ফায়সালা করে দেয়। এরপর হয় তাদের উপর ধৃংসকর আযাব এসে যায়, অথবা নবী ও তার 
& অনুসারীদের হাত দিয়ে তাদের মূল ছেদন করে দেয়া হয়। (২) রূহ” এর অর্থ নবুয়্যত ও অহীর প্রাণশক্তি যাতে পরিপূর্ণ হয়ে নবী (সঃ) 


8 কাজ করেন বা কথা বলেন। (৩) এর দুই প্রকার অর্থ হতে পারে; আর সম্ভবত এখানে দুই প্রকার অর্থই বোঝানো হয়েছে। প্রথম অর্থঃ 


বু হাচি ১০৫. পারা-১৪ 

Eb a" ১৩ ৫ 2 ! 2838 2 রণ [| AANLLS 2 2 
ROIS 4) ssh PIG ৮ YS ) SES ০১558 
প্রানাল্ত কর ক্লেশসহ এ সেখানে তোমরা না শহরের দিকে তোমাদের তা বহন এবং 

ছু সি 
বিবি পাস A রা টা চটি টি $5 5 রা চি 4৫ “ 
- 2১৮0 2০০ 2 ভা 3 ০৬৯৪। ১০ 2) ৮১9) ০৩৮ OLE 
তা তোমাদের গাধা ও খচচর ও ঘোড়া এবং অশেষ অবশ্যই তোমার নিশ্চয়ই ষ্ট 
শর ৫ ! সি হি ৮৫ ক 7 iA - 
নু ১১০) ০ og এ / EE 272৮ ৫6256 
৪৮৫2 3 Gi | 5০5 £90 ৩ 24) 58 
KE পথ আল্লাহর উপর এবং তোমরা না (কিছ) তিনি সৃষ্টি এবং সৌন্দার্য ও 
চু আছে i ৰ (দায়িত্) রঃ জানু 2 যা করেছেন (স্বরূপ) ঁ 
8751117411৭ দে এব) ৫22 তাত ৩ 4 ৫ তৰ ৫ ন্ট 
রশ] 52 ঠা 6১22৩ ০০1 ৩৬৫) ৮৮ ১৬১ 
্রজকাশ থেকে বর্ষণ বান তানই সকলকেই তোমাদের অবশ্যই ইচ্ছে যদি এক বক্র শ 
রর, রর i ক্রেছেন AE bs টি টু হু টি একল টি পথও) - 

» ঠা > 2 A 34৫21 22 ৬ 
পি 6 4 ০৩ 49 ৫ 5 ১ %% 25 SOARS BY EE 
রা টি ৮৪ 4 ৬ * d 

ছি ফসল তা তেমদের তির্নি উদগত তোমরা পণ তার্র ডউভভিদ তার এবং পানীয় তা্ব তোমাদের পনি ছু 
- । দিয়ে জন্য করেন এ চারণ্‌ করা ও মধ্যে (জন্মে) থেকে (পেয়েথাক) থেকে জন্য B 
Pd চু 52 € [ > ৮ লু 2 ৮৯৫ | | 
> * ও রি A 24 2 ঞ রর 20 2 4 
৩১ 0) SAME G2 3 CEES ০৯ 50H G1 
EH এর মধ্যে নিশ্চয়ই ফল সব ধরণের এবং আংগুর ও খেজুর ও যায়তুন ও সক 
রর (রিন্লেছে) সমূহ রে সমূহ সমূহ RS || 
BE” doh পাতি 5 নি পর্ক পা ৮ ৫৫ ৩০৫৫ ৫ ১৫৭ 2৮1 
শি 12 Ha ? x নে 30 OY 2 4252 22 
শি সূর্যকে এবং দিনকে ও রাতকে তোমাদের নিয়ন্ত্রিত এবং (যারা) চিন্তা- লোকদের অবশ্যই সু 
75477277125 টা i 


করেছেন 
৩১৮১৫ ge t (1১৯+ 22 0 91% MA 
& ১৬৫ ঞ | শে 
90 29৯2 SY ৬১১ এ $) ৮851-22%4) , 

(যার) জন্য অবশ্যই এর মধ্যে নিশ্চয়ই তার বিধান নিয়ন্ত্রিত তারা এবং চাদকে স্তর 

জ্ঞান রাখে লোকদের নিদর্শনসমূহ (রয়েছে) দিয়ে গুলোও পর 
প্র (৭) তারা তোমাদের ভার- বোঝা বহন করে এমন এমন স্থান পর্যন্ত নিয়ে যায় যেখানে তোমারা খুব কঠোর শ্রম ছাড়া পৌছতে পারো স্ু 
্লিনা। আসল কথা এই যে, তোমাদের রব বড়ই অনুগ্রহ সম্পন্ন ও মেহেরবান। (৮) তিনি ঘোড়া ,খচ্চর ও গাধা পয়দা করেছেন, মেন সী 
প্র তোমরা তার উপর সওয়ার হতে পার এবং তারা তোমাদের জীবনের সৌন্দর্য হয়। তিনি আরও বহু সংখ্যক জিনিস (তোমাদের সর 
ঘুর কল্যাণের জন্য) পয়দা করেছেন, যে সম্পর্কে তোমাদের কিছুই জানা নেই ৪। (৯) আর আল্লহরই দায়িতে রয়েছে সকল পথ প্রদর্শন, সর 
তর যখন বাকা-চোরা পথও অনেক রয়েছে। তিনি যদি চাইতেন তবে তোমাদের সকলকে হেদায়াত দান করতেন । প্র 
্ররুকু-২ (১০) তিনিই রব যিনি আকাশ মন্ডল হতে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন; তা থেকে তোমরা পানীয় পাও। আর সর 
তোমাদের জন্ত-জানোয়ারগুলোর জন্য খাদ্যও উৎপাদিত হয়। (১১) তিনি এই পানির সাহায্যেতোমাদের জন্যে ফসল ফলান এবং 
যয়তুন, খেজুর, আংগুর ও অন্যন্য নানাবিধ ফল পয়দা করেন। এই সবে একটি বড় নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা-ভাবনা 
8 করতে অত্যন্ত (১২) তিনিই তোমাদের কল্যাণের জন্য রাত ও দিনকে এবং সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রিত করে রেখেছেন। আর সব তারকাও লী 
8 তারই বিধানে নিয়প্ত্রিত। এতে বহু নিদর্শন রয়েছে তাদের জন্য যারা বিবেক -বুদ্ধিকে কাজে লাগায়। | রি 
পূ আ্লাহতাআলা শুক্রের এক তুচ্ছ বিন্দু থেকে সেই মানুষকে সৃষ্টি করেছেন যে, তক ও যুক্তি- প্রমান দানের যোগ্যতা রাখে ত নভে 
টু উদ্দেশ্যের সমর্থনে যুক্তি-প্রমান পেশ করতে পারে। দ্বিতীয় অর্থঃ আল্লাহতাআলা যে মানুষকে তুচ্ছ শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন সী 
রী সেই মানুষের আত্ম-অহংকারের বাড়াবাড়ি দেখ! সে স্বয়ং আল্লাহরই মোকাবেলায় দ্বন্দব- বিতর্কে লেগে যায়। (৪) অর্থাৎ অনেক রে 
সহ ত জত চাস জহর হত হত 570 জে] ঢা ভর হয হজে জজ হর তা হা জজ জা হয চর হর রা চি রা! তাজ হারে আজে রা রা ভা চটি 


শব্দার্থে কর-৪/১৪-__ 


পিন 8০১ DG Gh BH ৫2০22 & | 1551 টি 


লোকদের অবশ্যই এর মধ্যে নিশ্মই রা বিভিন্ন পৃথিবীর মধ্যে তোমাদের সৃষ্টি যা আরো 


Ta Vig (রয়েছে) B জন্য করেছেন কিছ 
৯০১ এপ 582 ও Ed / 29% ৫ 
Ce 5 EELS ie HE 2 EL GNA 50 OS 
EA তাঁজা (মাছ) তা তোমরা যেন সমুদ্বকে নি নি তান এবং নি রশ 
করতে a 4 রিড হাতি পপ এপ ০? নি [| 
2 এরর ০১3 টিক > 
| [Oo ইউ 9. ০: 472 ৬00) ঠ রর 62216802238 
পর বেক তোমরা যেন এবং তার by do এবং তা তোমরা সৌন্দযশোভা তা তর 
| 2 মধ্যে ৮ চা ঠা রে 
BE/ ০? 54৮ (2 ও / নে 
ছএ 2৩৫ SAE 51 298 IRE HS 5458 
ঞ্রও পানর জে বা পর্বত পৃথিবীর মধ্যে ৪১ এবং শোকর কর তোমরা এবং তার i 
॥ নিয়ে যায় অনুগ্রহ ছু 
৫১০৫৩ 2 9 > টা পর চর 2» ৫124 
10 U3 G2 ot EL ন ৮৬ 03৩৫8 2 Nw 4 ৫8 
নু পথ নির্দেশ তারা Ese এবং (যমীনে liar St hed id এবং নদী ্ 
প্র | ০৫৫ ও 5 2৫ টা 
al %2515৩8 UE ১৬১ ও ১২৫ CS 
A 
আল্লাহর অনুগ্র্থ তোমরা যদি এক তোমরা শিক্ষা Es সৃষ্টি করে না (তোর)মত কথ তবেকি ্টর 
- | PEL গ্রহণ করবে কি যে করেছেন রি 
পর পে 5 এ 
12 ০১৩ ৩5 21 5৩ 5% 21১০০ ৯) 
এবং তোমরা যা জানেন আল্লাহ এবং আল্লাহ টা নাট 
ডর গোপন রাখ Be BEE তু | | 
Hl Ee | 
| রর ওর যা ছু 


দ্র (১৩) আর এই যে বহু সংখ্যক রঙ বে-রঙের দ্রব্যাদি তোমাদের জন্য যমীনে সৃষ্টি করে রেখেছেন এতেও অবশ্যই নিদর্শন নিহিত 
রয়েছে তাদের জন্য যারা শিক্ষা গ্রহণে ইচ্ছুক। (১৪) তিনিই যিনি তোমাদের জন্য নদী সমুদ্রকে নিয়ন্ত্রিত করে রেখেছেন, যেন তোমরা সুর 
সু তা হতে তাজা মাছ গোশত আহরণ করে খেতে পার এবং তা হতে সৌন্দর্য-শোভার এমন সব জিনিস তেমরা বের করে নিতে পার যার 
তোমরা পরিধান কর। তোমরা দেখছ যে, নৌকা-জাহাজ নদী-সমুদ্রের বুক দীর্ঘ করে চলাচল করে। এই সব কিছু এজন্য যে, তোমরাষ্র 
তোমাদের রবের মহা অনুগ্রহ সন্ধান করে নিবে৫। এবং তার প্রতি কৃতজ্ঞ হবে। (১৫) তিনি যমীনে পর্বতের নোংগরসমূহ গভীরভাবে 
গেড়ে দিয়েছেন, যেন যমীন তোমাদেরকে নিয়ে হেলে যেতে না পারে। তিনি নদ-নদী প্রবাহিত করিয়েছেন এবং স্বাভাবিক পথও 
[| বলিয়ে দিয়েছেন, যেন তোমরা পথের সন্ধান পেতে পার | (১৬) যিনি যমীনে পথ দেখাবার জন্য নিদর্শনসমূহ সংস্থাপন করে 
সু রেখেছেন। আর তারকার সাহায্যেও লোকেরা পথের সন্ধান পেয়ে থাকে। (১৭) অতএব যিনি পয়দা করেন, আর যে. কিছুই পয়দা ঘুর 
| করে না- উভয়ে কি সমান? তোমাদের কি হুশ হবে না? (১৮) তোমরা যদি আল্লাহর নেয়ামতসমূহকে গণনা করতে চাও, তবে তা গুনে সু 
সু শেষ করতে পারবে না। প্রকৃত কথা এই যে, তিনি বড়ই ক্ষমাশীল ও দয়াবান। (১৯) এবং তিনি তোমাদের প্রকাশ্য বিষয়েও অবহিত, 
স্তর গোপন বিষয়েও। | | 
্র এরূপ জিনিস যা মানুষের হিতের জন্যে কাজ করে, কিন্তু মানুষ সে সম্পর্কে কিছুই জানেনা যে, কোথায় কোথায় কত সংখ্যক সেবক 
রর রা লহ - 


সি হজ রা ভর হর তা জা রায়ে তাত রাও চা চা রাজ যে চারা রোযা চা ON যা রাজা রাজা OE চর হা রা রাজ Om মু চারা রর 


সুরা আন-নাহল-১৬ ১০৭ পারা-১৪ 
£ হম হও WEE চর রা চার রা জর হার জার চর জা রর রা চর রা রে হর চা জা জের হজে যে আর চু রা চর ERS জর ভর ইট 


bor 2° 24% 023% 22124 ৬ ৩০টি 2 পার 2 পার পাও ৪ রে 
NOOR প 5 0S 4 9355205৩৫02 3 
সৃষ্টি করা হয়েছে তাদেরকে বরং কোন কিছু তারা সৃষ্টি করে না আল্লাহকে ছাড়া ডাকে যারা এবং 


Hl ? 91. রগ) EdD ত পা 
> ভি লে » নু 24 93 9 
৪০৩০6 ৫০16 9554 OU CIE UGA HE Sif 
প্র একই ইলাহ তোমাদের উঠানো হবে কবে চেতনারাখে না এক জীবিত নয় (তোরা) | 
ইলাহ তাদের 
EB পর ৩০০ L122 £2 ৫2 5 ৯৪৪১7৩৮৮৯৬7 22 2+ by | 
৪০৩) 957৩০০১6575 4S 8০১0 OI 
তারা 3 | 


পর্ণ 
এবং সত্যবিমুখ তাদের আখেরাতে বিশ্বাস 


এ৬৬২ 


রর ৩৩টি ১৮16 ৮ পু পা ১৯ ই 
fo ০০৩০৮ ভগ দ্য ০১০৯৩ (৩ 
্ অহংকারীদেরকে পছন্দ না তিনি তারা প্রকাশ যা এবং তারা নু 
রো ১৮ ৫165 25 চট PN রণ ৮1424 2924 ৮5 রণ A 
৪৮০১0519912 HES 09190 315) 28 

তারা যেন - রব কি ত খু 


পূর্ববরতীদের উপকথা তারা তোমাদের নাযিল 
রি বহন করে 


৬৬ \ 


| ? 2% 32৯) ৯ এ a > নটি ৯7 ০৫ পণ 1 | 
৮5৩৯ 92 LIN 3 2৯50155০০০6 2005 
) বোঝাসমুহ কিয়ামতের রদ 


কোন ছাড়া তাদেরকে তারা (তাদের এবং দিনে তাদের সু 
হি ৬৮7 ৬ +41 3% 3 or A > 6৫1 পপ 

৪৫502 281 ৫6 ৮856 ৩5 0251 55 ISOC 20 I 

তাদের আল্লাহ অতঃপর তাদের পূর্বে যারা চক্রান্ত নিশ্চয়ই তারাবহন যা অতি শন সত 
ইমারতের আসলেন (ছিল) করেছিল করবে নিকৃষ্ট 

i > ৮৯১৫ 2 424 2 চাপ 747 পারে? পু 

॥ ৫৯ 2 BLN ৮9১৩ ১৯৩ SAIS ॥ 

রর তার্দির হতে ছাদ তাদের অতঃপর ভিত্তিমলে গর 


0 উপর উপর ধবসেপড়ল (অর্থাৎ আঘাত করলেন সে 
ঘুর (২০) আর সেই অন্যান্য সন্তাগুলি- মানুষ আল্লাহকে ত্যাগ করে যাদেরকে ডাকে, সেসব কোন কিছুরই সৃষ্টি কর্তানয়, বরং নিজেরাই ্র 
সৃষ্ট। (২১) তারা সব মৃত, জীবত নয়। আর সেসবের কিছুই জানা নেই, তাদেরকে কবে (পুনরুজ্জীবিত করে) উঠানো হবেড। ষষ্ট 
টু রুকু-৩ (২২) তোমাদের ইলাহ শুধু এক আল্লাহ। কিন্তু যারা পরকালকে মানে না তাদের দিলে আল্লাহ্‌র অস্বীকৃতি আসন গেড়ে ছু 
স্রবসেছে। আর তারা আত্ম-অহংকারে নিমজ্জিত হয়ে পড়েছে। (২৩) নিঃসন্দেহে আল্লাহ তাদের সব ক্রিয়াকান্ড জানেন- গোপন ষ্ 
সূ রনুকানো বিষয়ও, এবং প্রকাশ্য ব্যাপারগুলিও। তিনি সেই লোকদের আদৌ পছন্দ করেনা না যারা আঁত্ম-অহংকারে নিমজ্জিত। (২৪) 
ঘি আর যখন তাদেরকে কেউ জিজ্ঞাসা করে, তোমাদের রব এ কি জিনিস নাযিল করেছেন৭। তখন বলে “তা তো পূর্ব কালের পুরাতন স্তর 
কাহিনী মাত্র”। (২৫) এই কথা তারা বলে এ জন্যে যে, কিয়ামতের দিন নিজেদের বোঝাও পুরা বহন করবে এবং সেই সাথে তাদের ঘুর 
৮৮৮০৮84844৮ 
নিয়েছে। 

Hl রুক্‌-৪ (২৬) এদের পূর্বেও বহুসংখ্যক লোক (মহাসত্যকে হীন ও নীচ দেখাবার উদ্দেশ্যে) এই রকমেরই সব ছল-চাতুরী করেছে৷ দু 
লক্ষ্য কর, আল্লাহ তা'আলা তাদের কলা-কৌশলের প্রাসাদ মূল হতে উৎপাটিত করে দিয়েছেন। আর তার ছাদ উপর হতে তাদের ুর 
| মাখার উপর এসে পড়ল। i 
চি (0) এ শব্দগুলি দিয়ে সুস্পষ্ট রে বুঝা যায় যে এখানে বিশেষভাবে যে কৃত্রিম উপাস্যদের অস্বীকার ও প্র্যাস্যান করা হচ্ছ তন 
হচ্ছে মৃত মানুষ কেননা ফেরেশতারা তো জীবিত, তারা তো মৃত নয় এবং কাঠ-পাথরের মূর্তিগুলির তো দ্বিতীয়বার জীবিত করে | 
উঠানোর কথা উঠতে পারে না। (৭) আরবে যখন নবী করীম (সঃ) সম্পর্কে চর্চা হতে লাগলো তখন বাইরের লোক মক্কাবাসীদের সু 


SE SITE ALG SS El la I El SE EC lms ss mm mn mm mm um me 0 


সূরা আন-নাহল-১৬ ১০৮ পারা-১৪ 


রেহানার PENG ER UCN LIE 
নি 2০) 


কা রি গতি © 96555 4 ৬০ Ce OD শি রে 


সর তাদের দিনে অতঃপর না যেখান থেকে আযাব তাদের এ 

লাঞ্চিত করবেন টু করে উপন্ব আসল ঘন 
হট Re & 522৫ শে ৮৮৮ পা ১তর্প রা 

53 Gh 0৫, 0 ডে Ch GES ০৮ 952 রি 

রা ঠা যাদেরকে বলবে তাদের শরিকরা বা বলবেন? এব 

মধ্যে কেদে কোপা) শপ 


> 


35655৬05425 €252 ৫80 এ PS 
নিশয়ই জ্ঞান 


- তাদের মৃত্যু " যাদের কাফেরদের উপর ae { হর টা 
ঘটায় যারা 
B পতি রে ? E 
Hes 3 Ce CONEY 46 wt 9৩ সা 
প্র মন্দ ৬ আমরা কাজ না তারা যখন আত্মসমর্পণ ফেরেশতারা পন 
- করতেছিলাম করবে(এবং বলবো) , বা বহয় রি ঠা 
রণ EU টে 5 -৫ 5৫ ১ 2 E22 ৫) পরাতে 
৪৩2১১ টা 4০ রি | ৩1 COS 
প্রি কারী হবে ঃ কাজকরতেছিলে। | 
স্তরে বু EY পাঠ ৮৫ রো (214% 4° 
৪0: 2 125 18 Cyd 0s 4 0 Cy i 1452 এ CALS! 
তাকওয়া যারা বলাহবে এবং ং আবাস অতএব র | 
কি অবলম্বন করত (তাদেরকে) 7 
টি A FAA রি 5 | Ft 1 “> | 
625 ৬৩017 রর (08900, 5৮ মহ 
- “অব এবং কল্যাণ দুনিয়ায় “এহ মধ্যে SE) তাদের(জন্যে) উত্তম তারা তোমাদের 
শি আছে করে যারা বলবে র্‌ 
৮১৯৫০ ১৩ পর 2 fe BA পরত 
- © 08৪৪৮0152০5 ILE ৪০৯৮ 
নু মুত্তাকীদের ঘর অবশ্যই এবং উত্তম আখেরাতের 


চমৎকার 


a 
| 
S | 
EB এবং এমন দিক হতে তাদের উপর আযাব আসল, যেদিক হতে তার আসার কোন ধারণাও তাদের ছিলনা।(২৭) অতঃপর 
সু কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে লাঞ্ছিত ও অপমানিত করবেন, আর তাদেরকে বলবেনঃ "বল, এখন কোথায় আমার সেই সব দ্র 
EB “রীকরা যাদের জন্য তোমরা (সত্যপন্থীদের সাথে) ঝগড়া করতেছিলে?' যারা দুনিয়ায় জ্ঞান লাভ করেছিল তারা বলবেঃ আজ নর 
ছু তো কাফেরদের জন্য লাঞ্ছনা ও দুর্ভাগ্য নিশ্চিত। (২৮) হ্যা, সে সব কাফেরদের জন্য, যারা নিজেদের উপর যুলুম করা অবস্থায়- স্ব 
সু যখন ফেরেশতাদের হাতে ধরা পড়ে যায় মৃত্যুর সময় তখন (বিদ্রোহ পরিত্যাগ করে) অমনি আত্মসমর্পণ করে দেয়, আর বলে E 
দ্র আমরা তো কোন অপরাধ করছিলাম না *। ফেরেশতাগণ জবাব দেবে কেমন করে করছিলে না; আল্লাহ তো তোমাদের কাজ-কর্ম সত 
সু সম্পর্কে খুবই ওয়াকিফহাল। (২৯) এখন যাও, জাহামামের দ্বার সমূহে প্রবেশ কর; সেখানেই তোমাদের চিরদিন অবস্থান করতে শক 
প্রুহবে। অতএব সত্যকথ) এই যে, বড়ই খারাব পরিণতি রয়েছে অহংকারী লোকদের জন্য। (৩০) অপরদিকে আল্লাহভীরু লোকদের স্তর 
ছু নিকট জিজ্ঞাসা করা হবে ' এ কি জিনিস, যা তোমাদের আল্লাহর তরফ হতে নাযিল হয়েছে? তখন তারা জবাব দেবে ' খুবই উত্তম টু 
রও উৎকৃষ্ট জিনিস নাযিল হয়েছে।' এই ধরণের নেককার লোকদের জন্য এই দুনিয়ায়ও কল্যাণ রয়েছে, আর পরকালের ঘর তো ছ্ 
ছু নিশ্চিতই তাদের পক্ষে খুবই কল্যাণকর হবে। বড়ই উত্তম ঘর মুত্তাকী লোকদের। নু 

চট 


উর হও হা রে হা রা হা রর হা হে চা চা রর রা রা চারে হা রা রা রা চে হে ঢায রাত হয মা ভা হারা রো ঢা রঃ 


সূরা আন-নাহল-১৬ ১০৯ পারা-১৪ 


হু SE 8D টে রর রেজার রাতের রা ES EE 
পা ৩ A ৮৩৯ 224 ৬12 2 Efe ৮৬৮ 

£ 95505 ০৩ pe ৪০ ৩০ 52 ১ CIS I YS SSG 

চু 77815 ৪ 

টি রতি BA রে 95 I be 

০ 2০5৮ আও $? 308 ৫20 456১৫ 

্ তারা বলবে রি ফেরেশতারা লে যাদের মুত্তাকী দেরকে আল্লাহ এভাবে - 

| sa টি ১1০০৫ পি LE? EAA 

1৩0, 6555055 GIS SS দিত ক পক ৮৬ ১1 ৮ নে 

টি এছাড়া ০, না বদলে জান্নাতে জে ০ 


আর 


2% ০ পের 4 রিবা 4555 তি রা লা 
৫0) ৬৩ ৯৬৬৩ 
৪৮৫১ ১2 ৩০৯৩৬ J) ye ৩৪ Sl 
যারা করেছিল এরূপ তোমার 


E তাদের পূর্বে অথবা ফেরেশতারা esc ৫ 
পু (ছিল) রবের কাছে আসবেন 
| পর লে DBA পট ৩০৪12 33/022 55 .প এ পর্বত ” 
৪০ ৮৪০০6 © 95:82 28 ডি 68 EAL ৩ 58৪ 
সর মন্দসমূহ [রা যুলম করতে লিলি কিন্তু আল্লাহ তাদের উপর না এবধন্ 
ঘু(অ্থাং শাস্তি) উপর নি মি ছি যুলম করেছেন রী 
24 ৬৮৩ হক 5 রে 
পরি (GN £ © OD BEL প 60551 Ct! 
নু যারা এবং আরা যে সম্বন্ধে বিজু করত তাই তাদেরকে পরিবেষ্টন এবং তারা যান 
Bodo র্ট | Ad 326 > ১৫ PAT ZH ৫ 
৪১৫০ 506 ৩5 ০০ 506 02 BCs BOL Gi 
্ আমরা না এবং আমাদের না এবং আমরা রি Bd তার ছাড়া আমরা না আল্লাহ ইচেছ যদি ষ্ 
নি করতাম বাপ-দাদারা 9, ক - 
তে ৬ A রি 
রর পচ of Gy 64 ১ গ (96 ৩০ 4১১১ ০০৪ 
- রূপ টি রে জর হক) | 


j ছ) ছাড়া 
(৩১) চিরদিন অবস্থানের সব বাগ বাগাচা, তাতে ভারা প্রবেশ করবে নীচ দিয়ে নদ-নদী ও বাধার প্রবাহিত হবে। আর সব কিছু 
সেখানে ঠিক তাদের মনোবাঞ্চা অনুযায়ীই সংঘটিত হবে। এই প্রতিফল দেন আল্লাহ মুত্তাকী লোকদেরকে। (৩২) সেই মুস্তাকীদেরকে- 
চাদের রুহ সমূহ পবিত্র অবস্থায় যখন ফেরেশতাগণ কবয করে, তখন বলেঃ “শান্তি বর্ষিত হোক তোমাদের উপর, তোমরা যাও 
জানাতে, তোমাদের আমলের বিনিময়ে'। (৩৩) হে মুহাম্মদ! এখন যে এই লোকেরা অপেক্ষা করছে, তবে এ ছাড়া আর কি বাকী 
েনীরয়েছে-. ফেরেশতারাই এসে পৌছবে কিংবা তোমার রবের ফায়সালাই প্রকাশিত হয়ে যাবে? এ ধরনের ধৃষ্টতা এদের পূর্বে বহু 
লোকই দেখিয়েছে। অতঃপর তাদের সাথে যা কিছু করা হয়েছে তা তাদের উপর আল্লাহর যুলুম ছিল না, বরং তা ছিল তাদের 
রে রা নিস ছে (৩১ ডালের রাজ রো পেয় পরত ভালোই ভালা পড়ল 
এবং সেই জিনিসই তাদের উপর চেপে বসল যার তারা ঠাস্টা-বিদ্রুপ করতেছিব। 

i -৫ (৩৫) এই মোশরেকরা বলে আল্লাহ যদি চাইতেন, তাহলে আমরা এবং আমাদের বাপ-দাদারা তার ব্যতীত অপর 
রো ইবাদত করতাম না, আর না তীর হুকুম ছাড়া কোন জিনিসকে হারাম গণ্য করতাম। এ রকম বাহানাই এদের পূর্ববর্তী 
লোকেরাও বানাতেছিল। 


জলি জনন 


0 


(০০ 


৫ চা চা রা PM I AL 
441 পাপা sd ্প 22 2 ১2 ছু 
ন! ৮0 3৬৩ ১ 2৩ ৩:৮2 8, ০১০) (৫ 0৫৪ 

জাতির প্রত্যেক মধ্যে আমরা নিশ্চয়ই এবং পৌছান এছাড়া (দোঁযিতআছে) উপর সুতরাং মু 
পাঠিয়েছি [ৰ দাওয়াত) যে রাসূলদের রি কিছ 

2% 2224 পা পাঠ ৯৪৩ পর র্গ ০০৫ 

2 216৩৩ 05 ES 5০2৬1৮৮1221 ১3৩1 1১55 
LLL Bed AM) অতঃপর তাগুত দুরে থাক ও আল্লাহর তোমরা যে রাসূল সু 


তাদের মধ্য থেকে (হতে) ইবাদত কর নু 
পু 9122 দি রি > 26228 
র ১৪৫২ ৯৫৩ 32৮85 525 ৩৪2 0০658 
পৃথিবীর অতঃপর পথত্রষ্টতা তার অবধারিত কারো 
টি "_ তোমরা ভ্রমনকর উপর হয়েছে নর 


৩ 3 ৩৮ 


৫৬৫ 201 EF ৩ ৩৫৫৩১০১৫০৫৪, 
যাকে 


হেদায়াত না আল্লাহ তবুও তাদের ব্যাপারে আগ্রহী যর্দি চর 
1৮57 bl 


Eh ৫০৭৮ 9/7 এ 5৮ >» 87 ৪৫41 হস 

/ 3 ৬৬ রত ঞ 
*ঠ 529১8 ILLS 29 0859 03 2৮ ৩ 5 ০০৫ 
02 2 
জন্যে করেন 


টি 

না 

রর ৫) ৮৫৮ ৫ তা) 4 2d iw 2 204 28122 ৪ 
NASI ৩ $e 2G £2 Geer 201৬4 

না 


লোকদের অধিকাংশ কিন্তু অবধারিত তার ওয়াদা কেননা ভি পা 


চি 


উপর (নিশ্চয়ই) যে করবেন ঘন 
দ্র পরে ১৮ ৰ ৮৫2৫ ৫৫ J er ৮ মে 
১ পরও / 0289০ হী ১128 ) ৩ 
11256 x পো ৪ be NO pb ASS (5 | ০০ 
যে অস্বীকার (তোরা) জানে যেন এবং তার তারা মতানৈকা যে পি ৩০১৯৪ 
তারা করেছে যারা মধ্যে করে বিষয়ে উপর নি রঃ 
2. ৪ অর্পিত পিল প152% ০৫০১৮ ১7১ 1 এ 
6 676১5085280) 55৪ BB ৩৫1৩ BISBEE 
| | ফলে হও তাকে আমরা যে তা আমরা লা AE A 6 
|  হয়েযায় বলি করতে চাই জন্যে কথা নয়যে [| 


্রু তাহলে নবী রসূলদের প্রতি স্পষ্ট কথা পৌছে দেয়া ছাড়াও কি কোন দায়িত্‌ আছে? (৩৬) আমরা প্রত্যেক উম্মতে একজন রসূল 
সর পাঠিয়েছি। আর তার সাহায্যে সকলকে সাবধান কুরে দিয়েছি যে, আল্লাহর বন্দেগী কর এবং তাগুতের বন্দেগী হতে দূরে থাক। এর 
পর তাদের ঘধো হতে কাউকে আল্লাহ হেদায়'ত 'দান করেছেন, আর কারো উপর গোমরাহী চেপে বসেছে। অনন্তর যানের উপর টি 
| কটু চলাফেরা করে দেখে নাও যে মিথ্যা আরোপকারীদের পরিণাম কি হয়েছে। (৩৭) হে মুহাম্মদ! তুমি এদের হেদায়াতের জন্য রী 
চী ফতই লালায়িত হও না কেন আল্লাহ যাকে গোমরাহ করে দেন তাকে তিনি আর হেদায়াত দেন না; আর এই ধরনের লোকদের 
| সাহায্য কেউ করতে পারে না। (৩৮) এই লোকেরা আল্লহর নামে কড়া কড়া কসম খেয়ে বলেঃ ‘আল্লাহ কোন মৃতকে পুনরায় জীবন্ত সু 
Bl করে উঠাবেন না’- কেন উঠাবেন না? এতো একটি ওয়াদা যা পুরো করাকে তিনি নিজের জন্য ওয়াজেব করে নিয়েছেন; বিত্ত মু 
পবন এজন্য জরুরী যে, আল্লাহ এদের সামনে সেই মহাসত্যকে প্রকাশ করে দেবেন 
যে সম্পর্কে তারা মতভেদ করছে এবং মহাসত্য অমান্যাকরীরা জানতে পারবে যে, তারা মিথ্যাবাদী ছিল। (৪০) কোন জিনিসকে দুর 
আলিয়া হা ডি নুরে তা তা - 


সূরা আন-নাহল-১৬ ১১১ পারা-১৪ 
4? হা ভা জে মা হা চর জে ভে আর রর জের গত রর হারে জাত হার আরে হর আতৰত চারে রা চত রাতে চর জার রা চর হা জে ই 


০ 2 ৩ BELA ১১৪৩ সর 2 ৬ LES AE 
॥ ৩১1 32255 AE ৬ ১০১ 20 3 0৬ CHG 


প্র দুয়ার মধ্যে আমরা অবশ্যই যুলমকরা যা পরে আল্লাহর জন্যে হিজরত যারা এব 


শ তাদের আবাস দেব হয়েছে করেছে রর 
নু 116৮ 0৮ ৮ পা ৬ YY পপ 580৫ ৮৫ 92, জেরা! ৮৬৩৮৮ / 
৪526125250০ 5০2 ১৯১) 3259 /১%6-০০ 
সর উপর ও সবরকরেছে যারা তারা জানত ধক আখেরাতের অবশ্যই এবং উত্তম ছু 
পুরুষ্কার 
টি > 1 2 BAL 4৫ র্‌ > AUT AOA ZA বা 
1১৮৩১ ALLL ] উস) ZS ৩০৩০ 1625 ORY ০০ 
পা তাদের আমরা মানবদেরকে এ তোমারপূর্বে আমরা না এবং তারা তাদের 
প্রতি ওহীকরি তীত পাঠিয়েছি ভরষাকরে রবের 
[| 
শরণ কে IE / HX GD 228 244222" > ২1৮2 
1৩) (0651 5৯১১) SILO ০১৮ 3৮ 01058 
ছু তোমার আমরানাধিল ও কিতাব ও উজ্জল তোমরা না জান (জ্ঞান সম্পন্নের 
প্রতি করেছি সমুহ নিদর্শনাবলীসহ 
[| | | 
He “১০৫৫৫ অর্পণ / 2 24) ৮15 4 ৮০৮৫) ct OB 
8 OC 2 28৮ ০১ (৫ ০১১১ 08254, 100 
| চিন্তা-ভাবনা করে তারা যেন এবং তাদের নাযিলকরা যা লোকদের যেন সুস্পষ্টভাবে যিকর ছু 
নু প্রতি হয়েছে জন্যে বর্ননাকর তৃমি (কুরআন) সু 
| VARY A পে ৩৫, 2 1 ৮3৫ ৬ € ৪ পাও রত ০ ছু 
2 ঞ ৬ 2 টব রত রি রি 
৪৫2৩ 20 29 281 ১৪৩৫ 09156 0290 ০2৩ ॥ 
তাদের উপর বা যদীনকে তাদের আল্লাহ ধৃসিয়ে যে নিকৃষ্টি চক্রান্ত (তেরা) তবেকি স্র 
প্রি আসবে সহ দেবেন করে যারা নির্ভয়হয়েছেনর 
ই ৮ ১-৪০9৫ ৮ 2৩৩৩ ol || 
I 60335 ৭ ৬২০৫ কা 
|| না থেকে আযাব প্র 


EH রুকু-৬ (৪১) যে সব লোক যুলুম সহ্য করার পর আল্লাহর খাতিরে হিজরত করে গেছে তাদেরকে আমরা দুনিয়ায়ই উত্তম | 
সর জায়গা দান করব, আর আখেরাতের প্রতিফল তো অনেক বড়”। হায়, সেই নির্যাতিত লোকেরা যদি জানতে পারত, (৪২) যারা সবর স্তর 
করেছে এবং যারা নিজেদের রবের উপর ভরসা করে কাজ করে (যে, কত ভাল পরিণামই না তাদের অপেক্ষায় রয়েছে)! (৪৩) হে ঘুর 
ঘ মুহাম্মদ, আমরা তোমার পূর্বেও যখনি রাসূল পাঠিয়েছি, তো মানুষই পাঠিয়েছি; যাদের প্রতি আমরা আমাদের পয়গামসমূহ অহী ঘর 
ঘর করতাম। এই যিকরওয়ালাদের নিকট জিজ্ঞাসা করে দেখ৯। যদি তোমরা নিজেরা না জান। (88) অতীতের নবী রসূলদেরও আমরা স্তর 
ছু উজ্জ্বল নিদর্শনসমূহ ও কিতাবসমূহ দিয়ে পাঠিয়েছিলাম। আর এখন এই যিকর তোমার প্রতি নাযিল করেছি, যেন তুমি লোকদের | 
ছু সামনে সেই শিক্ষাধারার ব্যাখ্যা ও বিশ্লেষণ করতে থাক যা তাদের জন্য নাযিল করা হয়েছে এবং যেন লোকেরা (নিজেরাও) চিন্তা- | 
ছু গবেষণা করে১০। (8৫) তাহলে সেই লোকেরা যারা (নবীর দাওয়াতের বিরুদ্ধতায়) নিকৃষ্টতম অপকৌশল গ্রহণ করছে, এ ব্যাপারে | 
স্তর কি একেবারেই নির্ভয় হয়ে গেছে যে, আল্লাহ তাদেরকে যমীনে নিমজ্জিত করে দেবেন কিংবা এমন দিক হতে তাদের উপর আযাব | 
EH এনে দেবেন, যে দিক হতে তা আসার ধারণা- অনুমান পর্যন্ত হয় না; [| 
Hl (৮) এখনে সেই মোহাজেরীনদের প্রতি ইংগিত করা হয়েছে যারা কাফেরদের অসহনীয় অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবিসিনিয়ায় | 
Hl হিজরত করেছিলেন। (৯) অর্থাৎ যারা আসমানী গ্রন্থের জ্ঞান রাখে সেই লোকদের জিজ্ঞাসা করে জানো- পয়গম্বরেরা মানুষ হয়, না সর 
Hl অন্য কিছু। (১০) অর্থাৎ রসে করীম (সঃ) এর প্রতি কিতাব এজন্যে নাযিল করা হয়েছিল যে, তিনি নিজের কথা ও কাজ দিয়ে স্্ 
El কিতাবের শিক্ষা এবং তার নির্দেশাবলীর ব্যাখ্যা বিশ্রেষণ করতে থাকবেন। এদিয়ে একথা প্রমাণিত হয় যে, রাসূল (সঃ) এর সুন্নাত দু 
সুর হচ্ছে কুরআনের প্রামাণিক ও সরকারী ব্যাখ্যা । ছু 
হর রা জা রা জা জা ভার চা রা হতে ঢা ভর ভর TT ঢা চারা ভা ঢা রাঙা রাজ চারে ভারে রাতে চারা হে চুর চা ছায়া টি 


সূরা আন-নাহল-১৬ ১১২ 
Sf SE রি ছা EN ভিত আর চাও টি হজ ভিত হত হয EE BES তির ইউ জর য় EEE তি 
০ প্র 27 YY পানি ৯ 22 


Todas Pt ১ (৩4 


ব্লু 
৬৮ \ 
\ 
NCE 
CN 
DN 
তি 
x 
(০২ 
৫ ৬৮ \ 
ক 
$ এ 
৫১২ 
[ 
২ 
নি 
নি 
হত 
এ 
$\N 
১০৩ 
Lu 
FN 
ME Mx REL aul ভি EE 


জন্যে হয়ে (থেকে) ছায়াগুলো আসে 


বিনয়ী 
2 পদে ৮ জবা BP SAL 
2 সি 5 25 02 তা & AAT TEA ৩৪০ 82 
এবং এবং জীবন্ত পৃথিবীর মধ্যে যা রঃ আকাশ মধ্যে যা সিজদা 
| সমূহের আছে কিছু করে 
পা ৩পর্ঠিই উপ পিঠ ৫ sw ০৮৫ 422 A 
& ৩০১% 55৯১৪ ৪৫৬০ ৩১১৬ 2 
তাদের নির্দেশ যা তারা করে এবং তাদের তাদের তারা ভয় অহংকার করে না 
দেয়া হয় উপরে is করে 
রা 
“ 


U2 4 22 U5 ৩৬: He! BES 4h 08 51! 
তিনি 


তা 
সুতরাং এক _ ইলাহ প্রকৃত তোমরা না আল্লাহ বলেন নখ 
পক্ষে 


21 


৬ 
চে 


(041 
ie 
+ 


| বাশ অথবা এমন অবস্থায় তাদেরকে পাকড়াও করবেন, লা 
প্র তাদের নিজেদেরই আসন্ন মুসিবতের ভীতি লেগে থাকবে এবং তারা তা হতে আত্ম রক্ষা করার চিন্তায় সচেতন হয়ে থাকবে? তিনি যা স্তর 
ছু কিছুই করতে চান, এই লোকেরা তাকে অক্ষম করার জন্য কোন ক্ষমাতই রাখে না। আসল কথা এই যে, তোমাদের রব বড়ই নরম স্ন 
প্র দিল এবং দয়াবান। (৪৮) আর এই লোকেরা কি আল্লাহর পয়দা করা কোন জিনিসকেই দেখে না যে, তার ছায়া কিভাবে আল্লাহর সব 
সু সমানে সিজদারত অবস্থায় ডাইনে ও বামে পতিত হচ্ছে*১। সব কিছুই এমনিভাবে বিনয় প্রকাশ করে।( ৪৯) যমীন ও আসমানে যত সব 
স্তর পরিমাণ জানদার মখলুক রয়েছে, আর আছে যত ফেরেশতা, সবই আল্লাহর সামনে সিজদায় অবনত। তারা কিছুতেই এবং কিছু মাত্র স্ত্রী 
ঘুর অহংকার বা বড়াই করে না। (৫০) তারা তাদের রবের প্রতি ভয় পোষণ করে, যিনি তাদের উপর অবস্থিত। আর যা কিছু নিদের্শ দেয়া ষ্টর 
সর হয়, সেই অনুযায়ী তারা কাজ করে। (সিজদা) | | 
এ ৮ (৮০5২১558১75: 
ভয়কর। 

সুর (১১) অর্থাৎ সকল জড় জিনিসের ছায়া -এ কথার নিদর্শনন্বরূপ যে, পর্বত হোক বা বৃক্ষ হোক, দল 
লি এক সর্বব্যাপী আইনের শৃঙ্খলে শৃঙ্খলিত। সকলেরই ললাট দাসতের চিহ্নে চিহ্নিত; উলুহিয়াতে কারুরই কোন সামান্যতম অংশ ছ্. 
ত্র নেই। কোন কিছুর ছায়া থাকা এ কথার সুষ্পষ্ট নিদর্শন যে সে বন্তুটা জড়। আর কোন কিছুর জড় হওয়া তার দাস ও সৃষ্ট হওয়ার সু 
8 (১২) দুই রব না থাকার মধ্যে দুই এর অধিক রব না থাকার কথাও স্বতঃই শামিল আছে। || 

[| 


সই রাজ চা জাত তা তায হারে হা মু তা চা চর তের মর রাজ চত জত আতর হত হর হত! চত (তদ ত তেহে হাতা আতে ছার হা চুতা হয়| ডেড রি 


সূরা আন-নাহল-১৬ ১১৩ পারা-১৪ 
ক জজ জজ জর চাও হত আজ হয তে ভা জা 190 চর হর জর জজ হাঃ ভে ভারা রর হাহ Se হয তা) উজ OEE চা চে হাহ ও ভাত EEE 
রত 


রর পর ১2৫৫ এ নুপুৰ 2 PANE. / Er | 
136 hl 28695 LHL 2 ০2৭া oC LYS 


Eu ue টি 


দু অথ (অপরকে) আল্লাহ তবেকি শাশ্বত আনুগত্য তারই এবং পৃথিবীর ও আকাশ মধ্যে যা তারই এব 
রর তোমরা ভয়করবে ব্যতীত চিরাচরিত জন্যে ৪ সমুহের আছে কিছু জন্যে " 
শু 720624 কি 2 নু ৫ |? পে i ন শা ১ ৬ রে 4ম 
৪0১7 এ Se ০০ Si 2০01 ৩৮ 27৮০ পি ও 
তোমরা ফরিয়াদ তখন তাঁর দুঃখ- দৈন্য তোমাদের যখন” এরপর আল্লাহ তা(এশেছে) নিয়ামত” তোমাদের যা স্তর 
সু. কর কাছে স্পর্শকরে হতে (আছে) সাথে কিছুসট্র 
রর তে 2686৮ 25:27 5 2 AA 4৫ ৫ 
৩০5০ ০85 নিও 819, 255 Si ৫619. তি 
(অন্যদেরকে) তাদের তোমাদের একদল তখন তোমাদের দুঃখ-দৈন্য দুর যখন এরপর 
শরীক করে রবের সাথে মধ্যহতে থেকে করেদেন - 
এ ১৫18৮ ১৫১৫৫ ৩ সর্শ 52 Lod odd 1৮৫11750০৮2 
Le রি 2 55 ১০ )5০৮৬ ৮৬৮ টি রর 
৩ 92 2 © ৯৮ ০১১৯১ 5০৬ ৮৪1 ঞ | 
না সে বিষয়ে তারা এবং তোমরা অতঃপর আচ্ছা তাদের এবিষয়ে নাশুকরী 
যা নির্ধারণ করে জানবে শীঘ্রই তোমরা ভোগকর আমরা দিয়েছি যা করার জন্যে 


পণ পা 


BY 02058 CL 0d DIL LOG 228844 155 ৮১ ৮1 চপ 
b OLAS EG ৬৮৬ DE এন ডে Ges ৩৮৬৪ 


শি তোমরা রচনা করতেছিলে এঁ বিষয়ে তোমাদের অবশ্যই আল্লাহর তাদের আমরা তা হতে এক তারা জানে ছু 


| যা “ জিজ্ঞাসা করা হবে শপথ রিধিক দিয়েছি যা অংশ নু 
BLE 4d A313 ৩ ৫6৫15 de ৬৮7৫০ ০ 
SS 15126 ০১৯৪ এ ৮৪ 3 Yor VE 4, ৩৯৩৬ 2৪ 
সব সুসংবাদ যখন অথচ তারা কামনা (তাই) তাদের এবং তিনি কন্যা- আল্লাহর তারা নির্ধারণ এবং ছু 
| দেয়া হয় করে যা জন্যে পবিত্র ও মহান সন্তানসমূহ জন্যে করে E 
ছু 65 NAA ৫ ০১০৫ ৬৩৫ ৫ 1222 ১০ 4 পর 
রন OAD 52 5 1১৭ ১ Ub ৪০১ | 
| উত্তেজনা সে এবং কালো তার মুখ হয়ে যায় কন্যা- তাদের ই 
| প্রশমন কারী (হয়) সন্তানের কাউকে সত 


(৫২) তারই জন্য সব কিছু যা আছে আকাশমন্ডলে, আর যা আছে যমীনে। এবং একান্তভাবে তারই দ্বীন (সমগ্র সৃষ্টিলোকে) 

চলছে১৩। অতঃপর আল্লাহকে ছেড়ে তোমরা অপর কারো প্রতি তাকওয়া পোষণ করবে? (৫৩) যে নিয়ামতই তোমরা লাভ করেছ তা টু 
টু আল্লাহ্র নিকট হতেই এসেছে। পরে যখন কোন কঠিন সময় তোমাদের উপর আসে তখন তোমরা নিজেরা নিজেদের ফরিয়াদ নিয়ে 
রী তারই দিকে দৌড়াতে থাক; (৫৪) কিন্তু আল্লাহ যখন সেই সময়টি দুর করে দেন তখন সহসা তোমাদের মধ্যে হতে কিছু সংখ্যক ঘু 
টী লোক নিজেদের রবের সাথে অন্যান্যদের (এই অনুগ্রহের শোকরিয়া হিসাবে) শরীক বানাতে শুরু করে। (৫৫) যেন আল্লাহর 
লি অনুগ্রহের সাথে না শোকরী করা হয়। ঠিক আছে খুব করে মজা লুট, শীস্রই তোমরা জানতে পারবে। (৫৬) এই লোকেরা যে সবের 
প্র নিগুঢ় তত্ব সম্পর্কে কিছুমাত্র জানে না, তার অংশ আমাদের দেয়া রেযক হতে নিদিষ্ট করে দেয়। আল্লাহর শপথ! তোমাদের নিকট 
রী অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে, এই মিথ্যা তোমারা কেমন করে রচনা করে নিয়েছিলে?(৫৭) এরা আল্লাহর জন্য কন্যা-সন্তান | 
রি আরোপ করে১৪। সুবহানাল্লাহ! এ হতে তিনি পবিত্র ও মহান। এদের জন্য হবে তা যা এরা নিজেরা চাইবে১৫? (৫৮) অথচ যখন 
দ্র এদের কাউকে কন্যা সন্তান পয়দা হওয়ার সুসংবাদ দেয়া হয় তখন তার মুখমন্ডল কালিমা লিপ্ত হয়ে যায়। আর সে তখন শুধু ঘুর 

ক্রোধের রক্ত পান করে থাকে। রি 
স্ব (১৩) অন্য কথায় তীর অনুগত্যের ভিত্তিতে সমগ্র অস্তিত্বের কারখানা- ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত আছে। (8) আরবের মোশরেকদের রী 
্রউপাস্যদের মধ্যে দেবতা কম ছিল; দেবী ছিল সংখ্যায় অধিক। আর এই দেবীদের সম্পর্কে তাঁদের বিশ্বাস ছিল যে এরা আল্লাহর প্র 
রী কন্যা-সন্তান। এভাবে ফেরেশতাদেও তারা আল্লাহর কন্যা মনে করতো। (১৫) অর্থাৎ পুত্র-সন্তানগুলি । ৰ 
ভি হা হা রা রা য় আয রর জা তা হয রা চা! ময়া রা আয সর মারে ঢায চা চা জা হাতা চা ঢায যা ED EN Ee ON nD 


শব্দার্থে কুর-৪/১৫-__- 


[od 


সূরা আন-নাহল-১৬ . ১১৪ পারা-১৪ 
4? হা জা জে NE জাতে ON ঢা জা হা জার ঢা ভি ENN জাতে NE রা BEN চা হা চাও চাও ইত চে REE রঃ Cat HE BE তির EEE HE ইট 


CEI তর্ক) তি WA CBA ০৫ ৫১০ ৮৫০৮ > ১৫71৮ [তেনে 
৪2-৩৩-255০ ১০৩৫ 55 28 5৪৪০ 02251105552 8 


তাকে পুতে না হীনতার উপর তাকেকি সে সুসংবাদ যা গ্রানির কারণে লোকদের থেকে আত্ম গোপন {ন 
ফেলবে (লাঞ্চনা সহ্য করে) রেখে দিবে সর্ম্পকে দেয়াহয় 


পর... PAE ৩৪ এ ৬ 54 ১ টা 
৪৮/১১/০558 5 (8১) ৪9 025 ০ ডি ১০৯ 3 ৪ 


সর আখেরাতের উপর বিশ্বাস করে না যারা (জন্যে) তারা ফায়সালা যা কতনিকৃষ্ট সাবধান মাটির মধ্যেন 


- AS ar EE ভিসা 2)22 ie পা রঃ A H Ld, Ad 
৩৮6 3506 EIA 2 /১18910809) Ge 0S 
যদি দৃষ্টান্ত 


এবং প্রজ্ঞাময় পরাক্রমশালী তিনিই এবং সর্বোচ্চ (শোভাপায়) আল্লাহর এবং 

গুনাবলী জন্যে 

C2. ik “(ৰু শট এ, 
তাদের 

বাড়াবাড়ির জন্যে 


5 EE PA » 4৫ চারি পা ঠাপে পর 
৪৩১৯5 51১ ৩৫ ৪৫৮ 7515 
প্র তাদের অবকাশদেন কিন্তু প্রাণীকেও কোন তার ছাড়তেন না 

উপর বাড়ি 

টি পা ৩১৮১ তে 2 At ৫1৫ ৫ পতি J 
$ HE ০562 SF AG IL NU Gt G2 1 
আর এক তারা বিলম্ব করতে না তাদের সময় আসবে অতঃপর নির্দিষ্ট কাল পর্যম্ত 

পারবে যখন 


——্ 


লোকদেরকে আল্লাহ্‌ 


PEE 


হি রর রে LHL 222 
১1৮২9) 5 ৯১১৪ 40 ৩৯৩০৪ 20 ০৮৬১৬ 
পর্ণ 
যা আল্লাহর তারা এবং তারা তরান্বিত করতে 

গুলো করে করে জন্যে নির্ধারিত করে পারবে 
পর ১)ঠপাহ তি ৩ BEA পা ONG BET EL এপ 

© ০৮/১৪৮৪$ 3 ৮৩) ৪) 01০১৯ * 

সর্বাগ্রে হেচড়ে (এও) যে এবং দোযখ তাদের যে সন্দেহ নাই মঙ্গল তাদেরই যে 
নেয়া হবে তাদের (রয়েছে) জন্যে জন্যে 


ER 
ES 
রু 
পর 
প্র 


2 কে ক কেকা ক চা জাজ চাকা ত আল নাচা ঢাত চক সক ক কা ক 
নু (৫৯) লোকদের নিকট হতে মুখ লুকিয়ে ফিরে যে, এই খারাব খবরের পর কেমন করে মুখ দেখাবে। সে চিন্তা করে, লাঞ্ছনা সহ্য " 
করে কন্যাকে রেখে দেবে, না মাটিতে পুতে ফেলবে? লক্ষ্য কর, কি রকম খারাব ফায়সালা এরা আল্লাহ সম্পর্কে আরোপ করে*”। 
ক্র (৬০) খারাব বিশেষণে অভিহিত হওয়ার যোগ্য তো সেই লোকেরা -যারা পরকালের প্রতি বিশ্বাস রাখে না। আর আল্লাহ, তীর জন্য দ্র 

সরু তো সব চাইতে উত্তম ও উন্নত গুনাবলী শোভনীয়। তিনিই তো সকলের উপর বিজয়ী এবং জ্ঞান-বুদ্ধিতে পরিপূর্ণ। 

EH রুকু-৮ (৬১) লোকেদের অন্যায় বাড়াবাড়ির দরুন আল্লাহ যদি সঙ্গে সঙ্গেই পাকড়াও করতেন তা হলে যমীনের উপর কোন সর 
ঘর একটি প্রানীকেও ছেড়ে দিতেন না। কিন্তু তিনি সকলকেই একটি নিদিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। পরে যখন সেই সময় সব 
সরু এসে উপস্থিত হয তখন তার এক মুহুর্ত আগে পরে হতে পারে না। (৬২) আজ এই লোকেরা আল্লাহর জন্য এমন সব জিনিসের সর 
প্রস্তাবনা করছে যাকে তারা নিজেদের জন্য অপছন্দ করে। আর মিথ্যা বলে তাদের জিহ্বা যে তাদের জন্য কেবল ভালই নির্দিষ্ট। বব 
চু আসলে তাদের জন্য একটি জিনিসই রয়েছে, আর তা হচেছ দোযখের আগুন। অবশ্যই তাদেরকে সকলের পূর্বে তাতে পৌছানো ছু 
ঘর হবে। B 
ঘর (১৬) অর্থাৎ নিজেদের জন্যে যে কন্যাসন্তানকে তারা এরূপ হীন ও অপমানকার মনে করতো সেই কন্যা সন্তানকেই তারা আল্লাহর সত 
প্র জন্যে ভাবতে কোন সংকোচবোধ করতো না। সু 
| নন 


Ws জজ 50 হত ভর হত হয হার ঢা রা রা রা রর রা জা জা হা হা ঢায রা চু! ছা ঢায জরা যা মর রা on on (টি 


সূরা আন-নাহল-১৬ ১৯৫ পারা-১৪ 

16 © রাম রর রহ হর রা রা রর রা রর রা চর রঃ হার ঢা উর রা রা রা ঢা রাজ রে রা ঢা রা ই 
শন, Hot Ne 2 w 111 1721৮ ০৫ ১ পর্ণ 1৫ 
ROR ৮৬ 55 ৮৪৩৪ টন) IH ME 
্ শয়তান তাদের অতঃপর তোমার প্রতি আমরা প্রেরণ নিশ্চয়ই শপথ 
Ta 2 মোহময় করে পর্বে 
ESI 320 

আমরা নাযিল না এবং 


od os 9 2 2x 52:8: সি 
মর্মস্্দ তাদের 


শান্তি তাদের এবং আজ তাদের অতঃপর 


EB করেছি (রয়েছে) জন্যে » ++ +, , অভিভাবক সেই কাজগুলোকে ছু 
৮৮১ ৫ প% রর ৯৬ RL [] eS ন রর ৩, তর্ট or 
8226 5৫5 59865) 5৬০ ০৫ CEH 8) CSI 
প্র রহমত ও হেদায়াত এবং যার তারা মত- সে বিষয়ে তাদের তুমি যেন এব্যর্তাত “কিতাব তোমার সব 
শি মধ্যে বিরোধ করেছে কাছে প্রকাশ কর উপর শি 
পট অর্পণ ৮৮৩ পার রন পেরে ৫৫2৫ ৯৬ >) 422 2 2% 
০০১ 4 (2৫ 26 ৮৮০০2 0% এ) 29 4 
ভূমিকে তা অতঃপর পানি আকাশ থেকে বর্ষণ আল্লাহ এবং (যারা) লোকদের 
Hl দিয়ে জীবিত করেন করেন বিশ্বাসকরে জন্যে 


১৮৮ ৰণ ৪28৮ তে 5৮122617811 58 চনে si 
LET 5) 5৩ OAS HHI 61৮05 Ma 
তোমাদের নিশ্চয়ই এবং (যারা) লোকদের অবশ্যই এর মধ্যে নিশ্চয়ই তার টা 

| 


রঃ জন্যে তা শুনে জন্যে নিদর্শন টি টা i 

CL লৰ {3/0১ 551552৩1৮45 ০০ ০৫, তি পাও ৫ 
TAPPER TUES HEC TC ও। 
সূতা হল) রক্তের ও গোবর মাঝ অবস্থায় তার মধ্যে তা হতে তোমাদের পান অবশ্যই চতুষ্পদ মধ্যে 
ছু দুধ পেটগুলোর আছে যা করাই আমরা শিক্ষা পশুদের রয়েছেছু 


} 
w 
(2 


9 পক রণ ৩২৫ রে i ক পু 2 cE 
জলে 


NE $e 


° 


প্রতোমরা গ্রহণকর ‘আঙ্গুর গুলো ও খেজুর গাছের ফলগুলো থেকে এবং পানকারীদের জন্যে উপাদেয় বিশুদ্ধ Hl 
১5726 23] 284,211 24 < ZA E22 4 CH, 22 RH 
1 ONES 252) ৪৯৮১১ ৩ ০1 ৮০৮ ৪৪ ৩ 12 2০১ ছু 
| | (যারা) লোকদের অবশ্যই এর মধ্যে নিশ্চয়ই উত্তম রিযক ও মাদকদ্রব্য তা থেকেন্ত্ 


সর জ্ঞান রাখে জন্যে নিদর্শন আছে | | 


শ্র(৬৩) আল্লাহর শপথ! হে মুহাম্মদ, তোমার পূর্বেও আমরা বহু জাতির নিকট আমার নবী ও রসূল পাঠিয়েছি, (আর পূর্বেও এরূপই হয়ে 
| আসছিল যে,) শয়তান তাদের খারাব কাজকর্মকে তাদের নিকট খুঁ: মোহময় করে দেখিয়েছে। (আর নবী রসূলদের কথা তারা 

চী নিতে প্রস্তুতই হয়নি) সেই শয়তানই আজ এদেরও পৃষ্ঠপোষক তয়ে ব্সছে। আর এরা অত্যন্ত পীড়াদায়ক আযাব ও শাস্তির যোগান 
সু হচ্ছে। (৬৪) আমরা এই কিতাব তোমার প্রতি এই জন্য নাযিল করেছি যেন তুমি এদের সামনে এদের যাবতীয় মতবিরোধের মূল কথাষট 
প্রকাশ করে দাও- যাতে এরা নিমজ্জিত হয়ে রয়েছে। এই কিতাব হেদায়াত ও রহমত হয়ে অবতীর্ণ হয়েছে সেই লোকদের জন্য, যারাষ্টী 
ll একে মেনে নিবে।(৬৫) (তোমরা দেখতে পাও যে,) আল্লাহ উর্ঘ লোক হতে পানি বর্ধান, আর অমনি মৃতাবস্থায় পড়ে থাকা 

্রতার দরুন জীবনের উন্মেষ হয় ১৭। এতে একটি নিদর্শন রয়েছে, যারা লক্ষ্য করে শুনে তাদের জন্য। 

স্তর রুকু-৯ (৬৬) আর তোমাদের জন্য চতুষ্পদ জন্ততেও এক শিক্ষা নিহিত রয়েছে। তাদের পেট হতে গোবর ও রক্তের মাঝখান হতে 
প্রআমরা একটি জিনিস তোমাদের পান করাই -তাহল খাটি দুধ, যা পানকারীদের জন্য খুব ভাল উপাদেয়। (৬৭) (এমনি ভাবো 

সুর খেজুরের গাছ ও আংগুরের ছড়া হতেও আমরা তোমাদেরকে একটা জিনিস পান করাই, যা থেকে তোমরা মাদকও বানিয়ে থাক, আর্ত 
ছি পবিত্ৰ রেযকও১৮। নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে বিবেক-বুদ্ধি প্রয়োগকারীদের জন্যে। 

(১৭) অর্থাৎ প্রতিটি বছর এ দৃশ্য তোমাদের চোখের সামনেই প্রকটিত হয়- যমীন একেবারে প্রস্তরময় প্রান্তররূপে পড়ে থাকে, তার সু 

পর যখন বর্ষার আগমণ হয় একটি বা দুটি বর্ষণ না হতেই সেই যমীন থেকে জীবনের ঝরণা উৎসারিত হতে শুরু হয়। মৃত্তিকা স্তরের 
সহ জত রে জার জে হাত ডা আজ ভাজ জাত আর হা তর রা ভিজ হা চাও হজ! ছু চেয়ে হর হাত চর ভাতা 10 চি আত সাত তুর হয হযে হে চটি 


সূরা আন-নাহল-১৬ ১১৬ পারা-১৪ 
15765 ০5555 ০ ০) 0 ৬৮৮ 2৪ 

রর্ল BD 2 2 2 
[০5 £ লে ১৩ 0৪ ৫ ৩০৪৪ ঠা ৬০৩৭ ৬১৮১) 
চি ও ঘর সমূহ পাহাড় গুলোতে গ্রহণকর মৌমাছির প্রতি তার রব ওহি এবং 

(অর্থাৎ চাক) | (বানাও) করেন 


9৩ ঃ 4% রা 2% 3 রণ 
10 পি ৬৮৪) & মি ৩০৯৯১, ৩5 5১৪৪ 
অতঃপর ফল সমূহ প্রত্যেক থেকে ধর নি তারা উচু করে এ জিনিসষে এবং বৃক্ষে 
od চলো (দালান বা মাচা) যা 
বে Fe 4 2 22 “চি ০ 
2৬৪ 42 তি BHA ok ৪0৮ ( (৩2 ZY ১৭) 928 
আরোগ্য তার তার রং বিভিন্ন পানীয় তাদের থেকে বের হয় 
(আছে) মধ্যে সমূহ পেটসমূহ 
৮ AE CAAT পে AL ৫ 
20 590356৫5525 YS LG ৫1১ 
এরপর তোমাদের আল্লাহ এবং (যারা )চিন্তা” লোকদের অবশ্যই এর মধ্যে নিশ্চয়ই লোকদের 
সৃষ্টি করেছেন -ভাবনা করে জন্যে নিদর্শন (রয়েছে) 


শি পু BY 49850) 22 6. দে 52 
জানে না ৫ 


ফিরিয়ে কাউকে তোমাদের এবং তোমাদেরকে 


রর 


নিলি চা অগা 


র্‌ 


্ 


1g 


হর মতা 197 55 সা গাত হা য় আছ চড় চর দাত পু রুল 


চি 


+ 
XN 
২ 


$ 


১ 
৯৯ 
৬ 
ক 
NN 
৯€* 
চু 
6 
১৬৮% 
Or 
টি 
ই 
টুর 
$\ 
তং 
৬ 
N 
হী 
€ 
Ce 
0 
NN 
১ 
১ 
চি 


Ej 
ৰ 
রং 
রব 
FE 
5 


ভেচ্য আর লক্ষ্য কর, তোমার রব মধু করেছেনচ্চ বে, পাহাড়ে-পর্বতে, গাছে আর ওপরে ছড়ানো লতী 
| পাতায় নিজেদের চাক নির্মাণ কর। (৬৯) আর সব রকমের ফলের রস চুষে নাও এবং তোমার রবের সহজ পথে চলতে থাক। এই 
ীযক্ষিকার ভিতর হতে রঙ বে-রঙের শরবত বের হয়, তাতে নিরাময়তা রয়েছে লোকদের জন্য। নিশ্চয়ই এ হতেও একটি নিদর্শন 
রয়েছে সেই লোকদের জন্য, যারা চিন্তা-গবেধণা করে। (৭০) আরো লক্ষ্য কর,আল্লাহ তোমাদের পয়দা করেছেন, পরে তিনি 
তোমাদেরকে মৃত্যু দান করেন আর তোমাদের কেউ নিকৃষ্টতম বয়স পর্যন্ত উপনীত হয়, যেন সব কিছু জানার পরও কিছুই জানে নার 
৷ প্রকৃত কথা এই যে, আল্লাহ জ্ঞান ও জানার ব্যাপারেও পূর্ণ পরিণত, ক্ষমতা ও শত্তিতেও তাই। 
রুকু-১০ (৭১) আরো লক্ষ্য কর, আল্লাহতা' আলা তোমাদের মধ্যে কতককে অপর কতকের উপর রেযকের ব্যাপারে অধিক 
দান করেছেন। E 
অভ্যন্তরে নিহিত অসংখ্যক মূল আকস্মাৎ জীবন্ত হয়ে উঠে এবং এক এক মূল থেকে সেই সব লতাপাতা আবার উদগত হয় 
র্যা পূর্ববর্তী বর্ষায় জন্মে মরে গিয়েছিল । অসংখ্য মৃত্তিকাজাত কীট -পতঙ্গ- গরমকালে যে সবের নাম নিশানাও কোথাও বাকী 
- সহসা তেমনিভাবে ও প্রাচূর্যে আবার জেগে উঠে, যেমনিভাবে তারা বিগত বর্ষায় দেখা দিয়েছিল । নিজেদের জীবনেষ্টর 
প্রিএ সব কিছু তোমরা বার বার লক্ষ্য করছো , তবুও আল্লাহ সমস্ত মানুষকে মৃত্যুর পর আর দ্বিতীয়বার জীবিত করবেন -টী 
মুখে এই কথা শুনে তোমরা বিস্যয়বোধ কর! (১৮) এখানে প্রসংগত্রমে মদ হারাম হওয়া সম্পর্কে ইশারা করা হয়েছেষ্র 
যে এ পবিত্র জীবিকা নয়। (১৯) অহীর আভিধানিক অর্থ হচ্ছে গোপন ও সুক্ষ ইশারা যা ইশারাকারী ও যাকে ইশারা করা হয় সেই 
ছাড়া অন্য কেউ বুঝতে পারে না। এ হিসাবে এ শব্দ এলকা (অন্তরে কথা নিক্ষেপকারী) ও এলহাম (গুপ্তভাবে শিক্ষা ও উপদেশ) 
এর অর্থে ববহত হয়। - 


ছু ee 537 তত ছা ভর ভর 220 হতে এজ জর হত তর ভে হও 1903 তাত জরা জর চে জের তে হিয়া হতে KE: TON হতে জাত চে গর আত টি 


' সূরা আন-নাহল-১৬ ১১৭ পারা-১৪ 
মিনি nde EE EE 
394% ৩49 


EA 75০৮ ৪26 LS 05912 G3 2029 ০৬7 


সে যেন তাদের ডান মালিক (গোলামদের) কাছে তাদের প্রত্যাবর্তন শ্রেষ্ঠতু দেয়া যাদেরকে অতঃপর টু 


রে তারা হাত সমূহ (হয়েছে যা রিযক কারী তারা হয়েছে না ছু 
22 2৫ ১৬. উত্তির্শি পা র্ত চালে ৮০ 
OE ASSES 21) 20 ০05৩৬৯৪৫ পর 45- 

রি তোমাদের মধ্যে তোমাদের সৃষ্টি আল্লাহ এবং 2৯ আল্লাহর রা তোর 
- বর হতে জন্যে করেছেন সমান 
৬ বত এ 2 5 ৮1৮৫৫ ৫1678 
ECS ৮৯১১১ 5 ৮৩৬০ 2৩2 23902 5৫৫2 > 5 195 
১] তোমাদের এবং পৌত্র তোমাদের ঘৈঁকে তোমাদের সৃষ্টি এবং জোড়া টু 
ন রিয্্‌ক দিয়েছেন সমূহ জন্য করেছেন মু B 
৮ ¥ / 2222 > 2 1 পর্ণ ও 55: BE 
820 022৩ ৮৪ 4h ৩৮৩ ৩১১) 
এবং 2১৭ তারা আল্লাহর নিয়ামত এবং তারা ঈমান উত্তম ঘর 
সু বহ আনবে BS দ্রব্যাদি টী 
রী পা অত "ৰ >) i 282 ১৮ Hl 


HS ob ৩ 53৬ ৪ ভি 5901 5১ 029১৩৩8 
পৃথিবী লিগা লি ছাড়া তারা ইবাদত স্তর 
(থেকে) জন্যে রাখে করবে (কি) দ্র 


: ১008) 2 ৮6 SOCKS 3 5 Es - 


(কাউকে) আল্লাহর : তোরা সুতরাং তারা(কিছুই) করতে না বট - 


চক নো ক্লিকে না দয় 
ভিজ যে লোকদেরকে এই মর্যাদা দেয়া হয়েছে, তার নিজেদের রেয্‌ক নিজেদের গোলামদের প্রতি ফিরিয়ে দিতে প্রস্তুত 


রি হয়না, যে ইল জেরে সানা তারিক রেল যাই জার বনত ত 
চু] এই লোকেরা অপ্রস্তুত২০। (৭২) আর তিনিই আল্লাহ যিনি তোমাদের জন্য তোমাদের স্বজাতীয় খ্রী বানিয়ে দিয়েছেন এবং এই 
স্ত্রীদের হতেই তোমাদের পুত্র-পৌত্র দান করেছেন; আর উত্তম উৎকৃষ্ট দ্রব্যাদি তোমাদেরকে খাবার জন্য দিয়েছেন। অনন্তর এই 
সু লোকেরা (এসব দেখে এবং বুঝতে পেরেও) কি বাতিলকে মানছে + এবং আল্লাহর নেয়ামতকে অস্বীকার করছে, (৭৩) আর 
দু আল্লাহকে ত্যাগ করে তাদের পূঁজা করছে, যাদের হাতে না আসমান হতে রেযক দেয়া হয়, না যমীন হতে ।আর না এই কাজ তারা | 
এ করতে সমর্থ হতে পারে? (৭৪) অতএব আল্লাহর তুলনা বানিও না২২! 
ই ২০) কও এই আয়াত থেকে তাদের মনগড়া এই অর্থ বের করেছে যে, যেসব লোকদের আল্লাহতা ' আলা 
জীবিকার ব্যাপারে মর্যাদা দান করেছেন, তাদের জীবিকা তাদের নিজেদের ভৃত্য ও চাকরদের প্রতি অবশ্য দান করে দিতে হবে। = 


+ ৩৭ ৩ 9 ৩ গ না < 
খন্ডনে ও তৌহিদের প্রমাণে বিবৃত হয়ে এসেছে এবং পরেও ধারাবাহিকভাবে এ প্রসংগই আলোচিত হয়েছে। পূর্বাপর প্রসঙ্গ লক্ষ্য 
2 রাখলে এ কথা অতি সুস্পৃষ্টরূপে বুঝা যাবে যে, এখানে এই যুক্তি পেশ করা হয়েছে যে, তুমি যখন নিজের ধনে তোমার গোলাম 
ও চাকরদের সমমর্যাদা দান কর না- তবে আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ রাশি দান করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশে তোমরা 
আল্লাহতা ' আলাব্র সংগে কি প্রকারে তীর ক্ষমতাহীন বান্দাদেরও অংশীদার বানানোকে সঠিক মনে কর ও নিজেদের স্থানে এ বুঝে 
থাক যে, ক্ষমতা ও অধিকারে আল্লাহর এই বান্দারাও তার সংগে সমভাগী?€ ২১) অর্থাৎ এ ভিত্তিহীন ও অসত্য বিশ্বাস পোষণ করে = 
যে, তাদের ভাগ্য গড়া ও ভাঙা, তাদের মনোবাসনা পূর্ণ করা, প্রার্থনা শ্রবণ করা, তাদেরকে সন্তান-সন্তাদি দান করা , তাদের নু 
= জীবিকার ব্যবস্থা করা, তাদের মামলা-মকদ্দমায় বিজয় দান, তাদের ব্যাধি মুক্ত করা- এসব কাজ কতগুলি দেবী, দেবতা ও জিন নু 
এবং আগে পরের কিছু সংখ্যক মহাতআাদের ক্ষমতার মধ্যে আছে। (২২) অর্থাৎ আল্লাহকে পার্থিব রাজা মহারাজা বাদশাহের মত মনে ন্ট 


ধারণা করো না যেমন মোসাহেবদের এবং দরবারে নৈকট্যপ্রাপ্ত কর্মচারীদের মধ্যস্থতা ছাড়া পার্থিব রাজা-বাদশাহর নিকট কেউ 
1 SIL Sh ESL PA SBD EARS Se STE SES RUE OST ER ELS Hl ES BRET 


ক 
প্র? 
র 
EE! 
4 
FE 
0 
i 
El 
ও 
গু! 
El 
রব 
33 
fl 
11111111 ছক হে ভর টি 


নিব 


সূরা আন-নাহল-১৬ ১১৮ পারা-১৪ 
“EI ES CRT RE EOE RCT AGL 
A w 


92> 


৮ ৩১০ LAS ন A এর্ণি১৫ পা তু রা 
৩ Va এ) Pre © ০১৮০৭ S ls 2 wl ৩৭1 
- | 
a গোলামের উপমা আল্লাহ, টিতে না এবং টা 57778 
৮৮ রে ৰু L244 24 be এ AL 2 575৫ 
(22 3) ৩০ ৮৪502 5 5ঠ 03৬৪ ৪ ] 
El উত্তম যক আমাদের তাকে আমরা (এমনএকব্যক্তির)এবং কোন কিছু উপর সেঁ ক্ষমতা না মালিকানাধীন | 
i I ক রিযক দিয়েছি 9 Bi ls 5 টি Fes পাটির ৰ 
০৮47) টি তপ্ত 1 i et রণ দি ১ তর্ত ৫ ] 2 শিস তি 
052 ০২৪ ৮1৭৪৯ 1৮5 Ls Che 
রং আল্লাহর প্রশংসা মাত্রই উর ক প্রকাশ্যে গোঁপর্নে তাথের্কে ই্রচকরে অতঃপর ॥ 
জন্যে হয় সে 
Esc বির রি 2s APG Gor ৪৩ পূ dada A ১০৯৫ 
০505 ৩ 2S 542 20) ৩০৬ 2 © ০৬ YT mi 
ঘি বোবা তাদের একজন দুই ব্যাক্তর উপমা আল্লাহ বর্ণনা এবং জানে না তাদের | 
স্তর বধির দুজনের করেন অধিকাংশই | 
পি. ৬ ১৮ পরও এ |2 TARE 2৬ ৫ 2% u/s HA: 
৩ ex শা তপ্ত ০5 5১ 5 ৮৬৯ ৩০০৬৪ YI 
গ্লু আনে না তাকে যেঁদিকেই রি উপর বোঝা সে এবং কোন উপর ক্ষমতা না 
নিলো JUL তে 2 30% CLE 
27 20» ১1০13 ৮ ৮ £ 
নন পথের উপর সে এবং ইনসাফের * নির্দেশদেয় যে ও সে সমান হয় কি ভল(কিছুই) ॥ 
EK Ss 2 DR 22252 
Le ৰ্৫ 234d পপ PA 114 #24 ৬৬ ৯৯৪৬ ৬ 
HAT yl ৯ ৮৮৪১৭ Srl আট এত ১০ HL 
& কিয়ামতের ব্যপার নয় এবং বীর ও আকাশ অপশ্যৈর আল্লাহরই এবং সরল-সঠিক্ 
bl মন্ডলীর জোন) আছে রন 
টি এ 
শত | 


2 LY 4০৫৮ OLEH BoA SH 


স্ব 


it 
p 


Lag a তারও কম “তা বরং চোখের (যেমন) এছাড়া ছু 
|b] একপলক (যে) ছু 
নিশ্চয়ই আল্লাহই জানেন, আর তোমরা জান না। (৭৫) আল্লাহ একটি দৃষ্টান্ত দিচেছনঃ একজন হল গোলাম, অপরের মামলুক- ্টর 
টু মালিকানাধীন। সেই নিজে কোনই ক্ষমতা ইখতিয়ার রাখে না। অপর ব্যক্তি এমন, যাকে আমরা নিজস্বভাবে উত্তম রেযক দান রব 
প্রুকরেছি। আর সে তা হতে প্রকাশ্যে ও গোপনে যথেষ্ট খরচ করে। তোমরা বল- এই দুজনই কি সমান? সব প্রশংসা আল্লাহরই ২৩ সু 
ট্রজন্য, কিন্তু অধিক লোকই (এই সোজা ও সহজ কথাটি) জানে না। (৭৬) আল্লাহ আর একটি দৃষ্টান্ত দিচ্ছেনঃ দুই জন লোক, একজন টন 
স্টবোবা-বধির কোন কাজ করতে পারে না, নিজের মনিবের উপর এক বোঝা হয়ে আছে। যে দিকেই সে তাকে পাঠায় কোন একটি সত 
ভালো কাজও তার দিয়ে হয় না। অপর একজন আছে এমন, যে ইনসাফের নির্দেশ দেয় আর নিজেও সঠিক সুদৃঢ় পথে মজবুত হয়ে সু 
সু আছে। বল, এই দুজনই কি একই রকম? | | 
প্র রুকু-১১ (৭৭) আর যমীন ও আসমানের গোপন তত্র জ্ঞানতো আল্লাহই রয়েছে, কেয়ামত কায়েম হওয়ার ব্যাপারে কিছুমাত্র স্ত্রী 
সু বিলম্ব হবে না; শুধু এতটুকু সময় মাত্র লাগবে, যে সময়ের মধ্যে চোখের পলক পড়ে, বরং এরও কম। আসল ব্যাপার এই যে, আল্লাহ স্ন 
প্রসব কিছু করতে সক্ষম। _. [| 
টি নিজের প্রয়োজন ও প্রার্থনার কথা পৌছাতে পারে না। সেই রকম আল্লাহতাআলা সম্পর্কে তোমরা এই ধারণা করতে লেগেছ যে তিনি সর 
নিজের শাহী প্রাসাদে ফেরেশতা, আওলিয়া ও তার অন্যান্য নৈকট্য প্রাপ্ত অনুগৃহীত জনদের দিয়ে বেষ্টিত হয়ে বসে আছেন এবং সট 
তাদের মধ্যস্থতা ছাড়া কারুর কোন কাজই আল্লাহর কাছ থেকে হাসেল করা সম্ভব নয়। (২৩) যেহেতু এই প্রশ্বের জবাবে মুশরেকরা 
এ কথা বলতে পারে না যে দুই-ই সমান, এজন্যে বলা হয়েছে আলহামদুলিল্লাহ- এতটুকু কথা তোমাদের বৃঝের মধ্যে এসেছ! স্তর 


সূরা আন-নাহল-১৬ ১১৯ পারা-১৪ 
ররর তেরা 


রত A ৮১৫, লি রর ( 
ও 0৯5 + 5) ৬ ৬৮ 1 (৩2 ৫ 2 
| 


EE কিছুই gd না তোমাদের সাদের পেট সমুহ থেকে Ba Lin - 


SE রণ AE 

21% A ৮৫ 2% রে বেন > =) 
001 9034 EN; 29551 
(উড়ন্ত) প্রি তারা লক্ষ্য তোমরা শোক তোমরা হৃদয় সমুহ এবং 
পাখীগুলোর করে নাই কি রকর 

ডা Nf ১2 ধু 

2H 4১০ 9১৩, SEL ৫ ৮ 1: 
অবশ্যই এর মধ্যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া ৮৮১৪ না আকাশের শুন্য & ett 
নির্দশন সমুহ রয়েছে গর্ভের (করে দেন) সু 


EH > 5844 ৮5:05 ৮৫০ 21 25 0320 নি 
তোমাদের বানিয়েছেন ও আবাসস্থল 5৩ 


বানিয়েছেন আল্লাহ এবং (যারা) 


৬ টি টি 7 চা 
চারি নি রে 5 ৮ Eg ০৫৫ পা শি 
তোমাদের দিনে ও তোমাদের তা তেমিরা হলিকা পাও ৩৪ 

সি টে পর্ণ | আগ চিট ই 
৪ রত 2 টি পা তা ৬. 

৩ ৬১৯ 1 ৪৪ 5 রড ১৩৬৯ 5 ১02 5১801525192 ৫ 

নিদর্ট সময় পর্যন্ত ব্যবহার ও গৃহ সামগ্রী তার ও তার লোমণ্ুলো ও তার পশমগুলো থেকে এব 
চি চুলগুলো ডা ্ 
> ৮ ৃ Add Alte LAL NEw 2 ALG DAA 

222 2 5 OS 20) 58 

বি হা DE পু কস ৪ 

৫৪ 
Er EL Bi ১০৫ ৯ 
পোশাক এবং সু 


(৭৮) আল্লাহ তোমাদেরকে তোমাদের মাদের পেট হতে বের করেছেন এ অবস্থায় যে, তোমরা কিছুই জানতে লা। তিনি তৌমাদেরকে 
শ্রবণ শক্তি কান দিয়েছেন,দর্শণ শক্তি দিয়েছেন এবং চিন্তা করার মন দিয়েছেন; এই উদ্দেশ্যে যে তোমরা শোকরগুজার হবে। (৭৯) | 
সেই লোকেরা কি কখনো পাখী সমূহকে দেখে নি যে, আকাশের শুন্যলোকে তা কিভাবে নিয়ন্ত্রিত রয়েছে? আল্লাহ ছাড়া কে তাদের স্টু 
ধরে রেখেছে? নিশ্চয়ই এতে বহু নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য, যারা ঈমান গ্রহণ করে!(৮০) আল্লাহ তোমাদের জন্যে | 
তোমাদের ঘরসমূহকে স্থিতি লাভের স্থানরূপে বানিয়েছেন। তিনি জন্ত-জানোয়ারের চামড়া হতে তোমাদের জন্য এমন ঘর সৃষ্টি সী 
করেছেন, যা তোমাদের জন্য বিদেশ সফরে ও এক স্থানে অবস্থান উভয় অবস্থাতেই -খুব হালকা হয়ে থাকে২৪। তিনি জন্তু জানোয়ারের ছু 
পশম,লোম এবং চুল দিয়ে তোমাদের জন্য পরার ও ব্যবহার করার অসংখ্যা জিনিস পয়দা করেছেন, যা জীবনের নির্দিষ্ট মীয়াদ পর্যন্ত 
তোমাদের কাজে আসে। (৮১) তিনি নিজ সৃষ্ট বহু জিনিস হতে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। পাহাড়-পর্বতে তোমাদের স্ 
জন্য আশ্রয়স্থল বানিয়েছেন এবং তোমাদেরকে এমন পোশাক দান করেছেন যা তোমাদেরকে গরম হতে রক্ষা করে। আরো কিছু | 
ধরনের পোশাক যা পারম্পরিক যুদ্ধে তোমাদের হেফাযত করে। [| 
(২৪) অর্থাৎ চামড়ার তাবু। আরবে এর বহুল প্রচলন ছিল। 

জর রর হা রর UE KE হে 20 জজ BE SPA ডা জর জে জজ রাজ আর রা রা জার 


সূরা আন-নাহল-১৭ ১২০ পারা-১৪ 
ভা লামা রা 


৪৫৫ ৩৬ 135% ০৬০ CAS ES IG ELS 9৩১৫, 


তোমার তবে তারা মুখ অতপর টি তোমরা তোমাদের তার € তিনি পূণ এভাবে স্ 


যশ ঢু উপর দায়িত শুধুমাত্র ফিরায় টা যাতে 5507 9 করেন রে ্ 
1 2 22 ছু ৩০ ৩ 22 ? 
8 0) por fe 13 32 2 63 নি dh LLORES © Gig) All 
রর ule এবং তা তারা ডের নিয়ামর্ত তারা চিনে সুস্পষ্ট (দ্বীনের দাওয়াত 
শি ং অস্বীকার ভ 
একা ৫ ঘা ৎ টি ৫৮ dso net ৬৫৮৫ ১ Me রর 
চ১ ৮) 21 ১০ 300% Ig ০ ৩6 0৫ EGS 2 2৮ 
০ এবং অস্বীকার ভি ৫ না এরপর সাক্ষী ৮৮ 
করেছে 
Ed 222% টি চা গলাতে তি ও রান 
পর) ১৮৫৮ Sy 8 8 IAG nl Gy 15 56 ০৯০০৪ 
El না এবং তাদের হালকা = তখন আযাব যারা দেখবে যখন এবং সন্তুষ্টি লাভের 
নু থেকে করাহবে না 29৭ 
rtd / 2 FAA রা বে পে ১১0৫25 ৩ 
2 ৯ BEL 06 ৮8? ৫14 (GE 1513} 2৬ ও 03763 rot 
এসব লি রী সু শিরক করেছে যারাঁ দেখবে যখন এবং 1 ড় 
i ঠা Pd bos 
্ 2 | ৩$ ৫5 ৮৫ | 
রি Ee) Ee 35 Cs ৩ ৫39 0 ৰ St 
ও দক কপ করবে be শা : 
A 2220 A রথ এ পর ০০ ৬ রপ্ত 
ও ৪০ 6৮০ 3 IAS 2 4h (৫) BB 26 OX 
E যা তাদের হারিয়ে অল্লোহর সামনে নিজেদেরকে এবং পক 
থেকে যাবে করে সমর্পণ করবে ৮ ১৪% 2/৮ /8 
I © Lorn 


ঢল তারা উদ্ভাবন করত ই 
সর এভাবে তিনি তোমাদের উপর স্বীয় নেয়ামতসমূহের পূর্ণত দান করেন। সম্ভবতঃ তোমারা হুকুম পালনকারী হবে। (৮২) এখন যদি 
স্রএই লোকেরা অন্য দিকে মুখ ফিরায় তবে হে মুহাম্মদ! তোমার উপর স্পষ্টভাবে হক. পয়গাম পৌছে দেয়া ছাড়া আর কোন দায়ি 
টটুনেই। (৮৩) এরা তো আল্লাহর দান উপলব্ধি করে; কিন্তু তা সতেও তারা তা অস্বীকার করে। আর এদের মধ্যে এমন বহু লোকও রয়েল্বে্ 
প্যারা মহাসত্যকে মেনে নিতে প্রস্তুত নয়। .] 
প্র রুকু-১২ (৮৪) (এই লোকদের কোন হুশ আছে কি যে, সেই দিন কি অবস্থা হবে?) যখন আমরা প্রতি উম্মতের হতে একজন করে 
প্রুসাক্ষী দাড় করাব। তখন কাফেরদেরকে না কোন যুক্তি প্রমাণ পেশ করার সুযোগ দেয়া হবে২৫, না তাদেরকে তওবা ও ক্ষমা প্রার্থনষ্ট 
করতে বলা হবে। (৮৫) যালেম লোকেরা যখন একবার আযাব দেখতে পাবে, তখন তাদের আযাবের মাত্রা কিছুমাত্র হালকা করা হব 
ঘন, আর এক নিমিষের জন্য তাদেরকে সময়-সুযোগও দেয়া হবে না। (৮৬) এবং যেসব লোক দুনিয়ায় শেরক করেছিল, তার 
নিজেদের বানানো শরীক-উপাস্যদেরকে যখন দেখতে পাবে তখন বলবেঃ হে পরোয়ারদেগার! এরাই হচ্ছে আমাদের সেই সব শরীবষ্টু 
ঘ্রমাব্দ- আমরা আপনাকে ত্যাগ করে যাদেরকে ডাকতাম, বন্দেগী করতাম। তখন তাদের সেই মাবুদরা তাদেরকে স্পষ্ট ভাষায় জবাব 
স্রদিবেঃ তোমরা মিথ্যাবাদী২৬। (৮৭) তখন এ সবই আল্লাহর সামনে আত্মসমার্পিত হবে, আর তাদের সে সব মিথ্যা ও মনগড়া চিন্তাধারষ্তু 
সমূহ শূন্যে উড়ে যাবে যা তারা দুনিয়ায় অনুসরণ করছিল। KE 
(২৫) এর অর্থ এই নয় যে- তাদের সাফাই পেশ করার সুযোগ দেয়া হবে না। বরং এর মর্য হচ্ছে তাদের অপরাধ এরূপ স্পষ্ট অনস্বীকার্য ও দ্বার্থইীনষ্ট ২ 
টু সাক্ষ্য-সমূহ দিয়ে প্রমানিত করে দেয়া হবে যে, তাদের জন্যে সাফাই পেশ করার কোন অবকাশই থাকবে না। (২৬) অর্থাৎ আমি তোমাদের কখনো ' 
ভা হাত চত জ জা ভা জর জহর চল ভার i হারে জার EE উতর EE Sn ME ED চহা চর জজ EX OR জো EE HE EE Bt Hg হয টি 


সূরা আন-নাহল-১৬ ১২১ পারা-১৪ 


ঠি হয জর দুপা MS En 7 sg ag 2 Cl তি জে 


iol 62 Gs ৮৫১2 281 ৬৪৯৮ OF পি ৩১১৪ 


আযাবের উপরে আযাব তাদের আমরা পথ থেকে বাধা ও Bll যারা 
বাড়াৰ দিয়েছে, 

| নে > এপার 42 £24 ws 3% 2 2৫৫ LAE LA E 

০ ৮৪৮৩1৩১৯৫৪৯ 5 65 

প্র মধ্য রে Ee উম্মতের প্রত্যেক মধ্যে i সেদিন এবং তারা ফাসাদ করত বন 

সর থেকে যা| 


1 টি Le এ 2 
5 এ ডি 2১৮22 VEE 2৪৪৯ 4 2 9৮১ 
- (এই) তোমার আমরা নাযিল এবং এদের উপর সাক্ষী ভে অমৰ তাদের বু 
" কিতাব উপর করেছি স্বরূপ), আনর 


র্ত 


নিজেদের 
৫ এ Zar b এ ৬ 2 ১ প্র 
০) © ০2৯৮৭) ৫৮৮ ৫ 0৩ এ 


প্র নিশ্য়ই ০৮ ও হেদায়াত ও জিনিষের ? জন্যে সুস্পষ্ট 


AES, 342 EDM A ls > M42 রণ AX) LH 
AOE 3683 ৩০৯১5 ০১৩০ ১৫48 
ক পথেকে নিষেধ এবং আত্মীয়-স্বজনকে দান ও 
নির্লজ্জতা করেন করার 


বিচারের [| 
৫ ১৮ ১5৩৫৮ ৮ ৩০৫ PUIG 2 ক 
এ ১৪ 1521 S © GEG A ESC NS 


করেছ সমূহকে ভংগকর 


এপ তা ৩র্ত 
06৬৬ 29) LE 3৫ fl 
তোমরা কাজ যা জানেন আল্লাহ 
কর্ম করছ 0 


কন দর কু জল হর উদ লক লন লক নম ক জজ 


জিরার রর 
ডি. 
‘ ৬ 
২ {* 
R 
০ 
প্র NSS 


সর আযাবের পর আযাবে নিমজ্জিত করব, সেই সব বিপর্যয়কর কাজকর্মের ফলস্বরূপ যা তারা দুনিয়ায় করছিল। (৮৯) (হে মুহাম্মদ! এই সর 


ষ্ী লোকদেরকে সেই দিন সম্পর্কে সতর্ক কর) যেদিন আমরা প্রত্যেক উম্মতের জন্য স্বয়ং তাদের মধ্য হতেই একজন সাক্ষী দাড় করাব- 
প্র যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। উপরন্ত এই লোকদের বিরুদ্ধে সাক্ষ্য দানের জন্য আমরা তোমাকে উপস্থিত করব। আর (এ এই সাক্ষ্য সু 
সুরদানেরই প্রস্তুতি যে) আমরা তোমার প্রতি এই কিতাব নাযিল করেছি যা প্রত্যেকটি বিষয়েরই সুস্পষ্ট বর্ননাদানকারী এবং হেদায়াত, ছ 
রহমত ও সুসংবাদ-সেই সব লোকের জন্য যারা মস্তক অবনত করেছে। | | 
সর রুকু-১৩ (৯০) আল্লাহতা ' আলা সুবিচার ইনসাফ, অনুগ্রহ ও আত্মীয়-স্বজনকে দানের (সেলাহ রহমীর) নির্দেশ দিচ্ছেন এবং 
সি নির্লজ্জতা, অন্যায় অসৎকাজ ও সীমালংঘন করতে নিষেধ করেন। তিনি তোমাদেরকে নসীহত করছেন, যেন তোমরা শিক্ষা গ্রহণ ঘুর 
সী করতে পার। (৯১) তোমরা আল্লাহর ওয়াদা পূরণ কর, যখন তোমরা তার নিকট কোন ওয়াদা শক্তকরে বেধে নিয়েছ এবং নিজেদের 
কসম পাকা-পোখত ভাবে করার পর ভংগ করো না, যখন তোমরা আল্লাহকে নিজেদের উপর যামীন বানিয়ে নিয়েছ। আল্লাহ ঘর 
টু তোমাদের সব কাজকর্ম সম্পর্কে ওয়াকিফহাল রয়েছেন। EB 
একথা বলিনি যে তোমরা আল্লাহকে ত্যাগ করে আমাকেই ডাক, আর তোমাদের এরূপ কাজে আমি রাজীও ছিলাম না; বরং আমি 

না যে তোমরা আমার কাছে প্রার্থনা জানিয়েছিলে। | 

he mm হরে রে রে হা হা রা রা রা রা রা রে হা রা রা রর রা রা হা হয জার ছা জার ছা রা on চি 


0 


08 


সূরা আন-নাহল-১৬ ১২২ পারা-১৪ 
তা Cd I EE TE Ee হও রা জর হত ভর 3D তে HES ভিজ ইত WE HO আখ চাহ HEE হর হা Ka হরি EE ই 


> ০৫5৯ 2/5 ৮2 2 AL 2৯ 285 Aw 

1 055% ১৬7, 5% ১402 06 ৪ 21619 2৫ রঃ? 

তোমরা গ্রহণ টুকরো টুকরো ধর্জবুত পরে টো pnd “ত না এবং 
1 করছ, . (করে ফেলেছে) করার সেই (মহিলার) হয 


2 NE ECA ned HE 
TS OE LULL OFG of 2 JS HCE নর 
প্রকৃত জন) থেকে bane তা একদল হয় যেন তোমাদের প্রবঞ্চনার তোমাদের শপথ ষ্ট 


গুলোকে 
| উরে, 2 2 রি 22266 হুসপ্ী ৮ JL 24, ০০ ॥ 
|. 2৪ রা ভিড রি 2 5 ৬ 45১) তেনে ছু 
প্র তর তোমরা তোমাদের অবশ্যই ং তা দিয়ে র 


রি জন্যে স্পষ্ট করে _ পরীক্ষা করেন 
wie > 2 w ৮ 9৬ ্র হে তে 
্ ০৮৪ ০১৭) 5 Us: del AE UNEASE 5৫) ৯০৮০৩ রি 


পট ৭৪৮১৫ তর, ১০৮ PAE TAS LA পে 
৬৪ 


? eC পা 
(2 2৬ ৬ ১৬৫: 2 ৪৯৪ 


৩৬ 
তোমরা কাজ রি এবং পথ দেখান এবং 
করতেছিলে 


© 
বং 


নি রে টা শপথ গুলোকে গ্রহণকর 


God ডে পু Era (১৩০০ তে 

© eb রি ie 30155 
এবং আল্লাহর পথ 84 নি মন্দ 

জন্যে , রেখেছে 
রবে 924/22 ৬/2 রণ রা Ld 2৪2৫4 
কি LE dhl ৩৩৪ CN ৫4) ১08 যু 
তোমাদের তাই 

জন্য 


আল্লাহর কাছে প্রকৃত সামান্য মূল্যে আল্লাহর ওয়াদ্দী তোমরা না একং 
(যা) পক্ষে প্রতিশ্রতিকে বিক্লিকরো 


সর (৯২) তোমাদের অবস্থা ও যেন সেই নারীর মত না হয় যে নিজেই খাটা-থাটুনি করে সুতা কেটেছে এবং পরে নিজেই তাকে টুকরো 
স্রুটকেরো করে ফেলেছে। তোমরা নিজেদের কসমগুলিকে পারষ্পরিক ব্যাপারসমূহে ধোকা ও প্রতারণার হাতিয়াররূপে ব্যবহার করছ; 
স্রঘেন একদল অপরদল অপেক্ষা বেশী ফায়দা লাভ করতে পারো অথচ আল্লহ এই ওয়াদা-প্রতিশ্রুতি দিয়ে তোমাদেরকে পরীক্ষায় 
স্নিক্ষেপ করেন এবং অবশ্যই তিনি কিয়ামতের দিন তোমাদের পারম্পরিক বিরোধের মূল তত্ব তোমাদের সামনে প্রকাশ করে দেবেন ॥প্তু 
(৯৩) আল্লাহ যদি এই চাইতেন (যে, তোমাদের মধ্যে কোন মতবিরোধ হবে না) তবে তিনি তোমাদেরকে একটি উম্মতে পরিণত করে 

স্রুদিতেন। কিন্তু তিনি যাকে চান গোমরাহীতে নিক্ষেপ করেন, আর যাকে চান সত্য সঠিক পথ প্রদর্শন করেন। তোমাদের আমল সম্পর্কেঞ্প 
স্ুতোমাদের নিকট অবশ্যই জিজ্ঞাসা করা হবে। (৯৪) (আর হে মুসলমানরা) তোমরা নিজেদের কসমগুলিকে পরষ্পরের মধ্যে একেছুু 
ঘ্রমপরকে ধোকা দেয়ার উপায় বানিয়ো না। এমন যেন না হয় য়ে, কোন পদক্ষেপ স্থিতি লাভ করার পর তা স্থলিত হয়ে যাবে, আর 
[তোমরা লোকদেরকে আল্লাহর পথ হতে ফিরিয়ে রেখেছ, এই অপরাধের পরিণামে তোমরা খারাব ফল দেখতে বাধ্য হও ও কিন্ত 
শান্তির সম্মুখীন হয়ে পড়২৭। (৯৫) আল্লাহর ওয়াদা-প্রতিশ্রুতিকে সামান্য-নগণ্য ফায়দার বিনিময়ে বিক্রি করো না। যা কিছু আল্লাহর 
প্রুনিকট রয়েছে, তা তোমাদের জন্য অধিক উত্তম নি 
8 (২৭) অর্থাৎ কোন ব্যক্তি ইসলামের সত্যতায় বিশ্বাস স্থাপন করার পর মাত্র তোমাদের অসততা ও অসচ্চরিত্রতা দেখে যেন এই টু 
ইহ জজ হত জে জজ হর ভর ভাজ দত ওরে ছিড়ে হার হতে হে আর BES জে 55 হার হয জা চারে ঢায ভা জে উহঃ জাত! ভারা EN চা ভা জা চি 


৪১ 


রো রর 
Sie \ 
ECE ROSE AER SAA 


ig 

g 

রর 

| 

Ll 

i 

B এ 
ষ্ এবং তা হ্িতির পরে" তোমাদের তোমরা না 
Ll 

| 

i 

i 

Ll 

KE 

ll 


সূরা আন-নাহল-১৬ ১২৩ পারা-১৪ 
হি জাভা 
পি SLA 6৩ BL 2% 


2 ৮0৩) ৩৬ 6 9৮883 2 ৩35 ৫ ৪ ৩ ৩ 


I আল্লাহর কাছে“ যা a 28 


El টি A BAI 260 ১০75৮ লে 2 8 
৪৬৮৩৩ OHS HE রা 


- at : (তাদের) সস 
ডি রর ডি ফ্লারা ১); 
ঘর. 2৮১1৮ 572 এর ১2629 7 ৫ 
১ ০৩০ ৪১১০ LES OE ১১ 2 তা 2 55 2 


এবং ০৮ জে নলের ও ক ক ই ০ 
টি 


CE > Vad 9০3 পা ১০৫ 
৪৩53 OE 02048 05 0824%464 ১১৮০৯) 


ভিউ তাদের তাদের অবশ্যই 


12055 রা টপস 
2৮1 পাও সপ ৫৫ রে 

4 254 0464 So sen ৬৮:০৪) 02 408 
নর যারা ও আধপত্য তার বিতাড়িত ৮ শয়তান থেকে পেন 
চী এনেছে ets কাছে 


5৬ EKA HAAN ৮ 12 
৮2054525554 02৩1 ৫6 44০ CHORE প 46 
চু জরা, যারা ও ১০ যারা (তাদের) রি মূলতঃ রর তাদের উপর 
্ রি উঠি, এ উপর আধিপত্য টগর 

রত < দু পতি Ad, dE পতির্তত 
৪ পা 2 1 $v এ 22104 % ৩৬৪12, 20 298 রি 
ই বিষয়ে খুব আল্লাহ্‌ এবং গর জায়গায় এক এ যখন এবং. শ্রীককারা তার 
যা আয়াতকে, বদলে দেই সাথে 


|. এর ৩৫ + ৮৩1৮৫) ৮৮14৫ 214৫5 
g ৩ ৩৮০০ S AY 0৫ 2 1 41170 ০৮৬ 


be 


রং 


২ 


158৮775968৮ 755৮৮ 
ধরনের লোকদেরকে উত্তম প্রতিফল দান করব, তাদের আমল অনুপাতে । (৯৮) অতঃপর যখনই তুমি কুরআন পাঠ করতে শুরু 
করবে তখনই *শয়তানে রাজীম” (বিতাড়িত শয়তান) হতে আল্লাহর নিকট পানাহ চেয়ে নিবে২৮। (৯৯) যার! ঈমান আনে এবং 
নিজেদের রবের উপর ভরসা ও নির্ভরতা পোষণ করে তাদের উপর তার কোন প্রভাব-আধিপত্য নাই। (১০০) তার জেোুর চলে কেবল সত 
সেই লোকদের উপর যারা তাকে নিজেদের পৃষ্ঠপোষক বানিয়ে নেয় এবং তার ধোকায় পড়ে শেরক করে। ” 
প্র ১৪ (১০১) আমরা যখন এক আয়াতের স্থানে অন্য আয়াত নাযিল করি- আর আল্লাহ ভালই জানেন যে, তিনি কি নাযিল 
সু করেন- তখন এই লোকেরা বলে যে, তুমি এই কুরআন নিজে রচনাকারী। আসল কথা এই যে, এদের অধিকাংশই প্রকৃত ব্যাপার সু 


7 টি EET 
র হয়ে না যায় এবং মাত্র এই কারণে সে ন হলভুকত হতে ব্রত না হয় যে, এই দলের যে সব লোকদের হর 


ঢু ত তাক চর হা কারক কমার যা! 3৮7 
জিহ্বা দিয়ে "আউযুবিল্লাহে মিনাশ শায়তানির রাজীম” উচ্চরণ করা নয় বরং এর সাথে হৃদয়ের প্রেরণা ও আন্তরিকতাসহ কার্যতঃ ছু 


আরাহতাআলার কাছে এই প্রার্থনা করতে হবে যে পাঠকালে আল্লাহ যেন শয়তানের শ্রষ্টকারী প্ররোচনা থেকে তাকে নিরাপদ 
ESSE ০ তর ES Ce ces tn nn LB me Ee Fea Es BES EN Mal DE EE om We 


= 


সুরা আন-নাহল-১৭ ১২৪ পারা-১৪ 


ud চি ww রি তি 2 225 2 
৪51525109৩1 ০৬৪ FILES C2 Dra IS IS 


টি 


জন্যে উপর উপর 
ছু (১০২) এদেরকে বলঃ একে তো রুহুল কুদুস ঠিক ঠিক ভাবে আমার রবের নিকট হতে ক্রমাগতভাবে নাযিল করেছেন*। যেন 
ঈমানদার লোকাদের ঈমানকে পাকা পেখতা করে দেয় এবং অনুগত লোকদেরকে জীবনের যাবতীয় ব্যাপারে সঠিক সত্য পথ প্রদর্শন 
করে এবং তাদেরকে মহাকল্যাণ ও সৌভাগ্যের সুসংবাদ দেয়।(১০৩) আমরা জানি, এই লোকেরা তোমার সম্পর্কে বলে এই 
লোকটিকে এক ব্যক্তি শিখিয়ে-পড়িয়ে দিয়ে থাকে। অথচ তারা যে লোকটির কথা বলছে, তার ভাষা অনারব, আর এ বিশুদ্ধ আরবী। 
(১০৪) আসল কথা এই যে, যে সব লোক আল্লাহর আয়াত মানে না, আল্লাহ কখনো তাদেরকে সঠিক কথা পর্যন্ত পৌছিবার তওফীক 
সর দেন না। আর এই ধরনের লোকদের জন্য অত্যন্ত পীড়াদায়ক আযাব রয়েছে। (১০৫) (মিথ্যা কথা নবী রচনা করে না, বরং) মিথ্যা 
সত সেই লোকেরা রচনা করছে যারা আল্লাহর আয়াতকে মানে না। তারাই প্রকৃতপক্ষে মিথ্যাবাদী" (১০৬) যে ব্যাক্তি ঈমান 
ঢু গুণের পর কুফরী করে, (সে সন) বাধ্য হয়ে গিয়ে থাকে, অথচ তার দিল ঈমানের প্রতি পূর্ণ আস্থাবান ও অবিচল থাকে (তবে কোন 
দোষ নেই) কিন্তু যে লোক মনের সন্তোষ সহকারে কবুল করে নিল, তাদের উপর আল্লাহর গযব বর্ষিত হবে এবং এমন সব লোকের 
জন্য বড় বড় আযাব রয়েছে”? I নর 
ইট রাখেন। কেননা যে এখান থেকে হেদায়াত না পায় সে আর কোথাও হেদায়াত পাবে না। আর যে এই প্রস্থ থেকে পথ ভষ্টতা অর্জন 
সু করে বসে দুনিয়ায় আর কোন বন্তুই তাকে সেই পথভ্রষ্টতার গোলকধাধা থেকে উদ্ধার করতে পারে না (২৯) রুহুল কুদুস এর শাব্দিক | 


শী) ০ আবু চর পাশ হত রাজা 70841 হে হাত তু SELENE 


্রএবং ঈমান (তাদেরকে) দৃঢ় প্রতিষ্ঠিত যথাযথ তোমার থেকে রুহুল কুদুস তা নাযিল বল 
ন এনেছে যারা 94, ভাবে রবের (জিব্রাইল (আঃ) করেন 
নি টা 222 ৮ শি 2৮261 2542 
Balas IOP me HS ID 20 ১৮৮১ ৪৮৪ ১৬৬৯৪ 
ঁ তাকে প্রকৃত বলে তারাযে জান নিশ্চয়ই এবং আত্মসমর্পণ সুসংবাদ ও হেদায়াত 
7722 ৫ প ওর্ব ১১৩০ 12 নিও এর 24৮ 
|] ১১৮ Ud ও (দা এত] ০১৬৩৬ ৮৪৬1৩ Sb (2 
স্ব আরবী ভাষা এটা অথচ অনারব তারদিকে তারা ঈঙ্গিত যার ভাষা এক 
[| করে মানুষ 
EA 2 2/ Y চা প ১১:25 A 2 5 92% 
2 29১1 ৫৫১ ০১ 2 552 ৯) লি ৩৫ 85725 সস 
এবং আল্লাহ তাদের না আল্লাহর পর ঈমান না যারা নিশয়ই 
হেদায়াত দিবেন নিদর্শন সমূহের আনে নু রঃ 
3 শট 
“TAS 3224 প৩ তর) ৫.৭ Lid ns 76722 
TOE ৯ ERMC ০) €.০:৯1 1৩০৪ (৫ 
প্র ঈমান আনে না (তারাই) মিথ্যা রচনা করে প্রকৃত মর্মন্তুদ শাস্তি তাদের 
|| ৮ ৫১ ১04 ১৮৮ পা ১০৪ ৬ হি {ITT al রী! 
১৩৫ (02 92১ HS LOOPS Lf 25 401 Sb 
- পরে আল্লাহকে অস্বীকার যে মিথ্যাবাদী তারাই এসব এবং আল্লাহর উপর 
করে লোক নিদর্শনসমূহের 
৩৫ ১ পো) প্র 42 $ ৮1১ PLAN ANCA fC SLD 
০৫ ১০) 5925 CEL LIF 2 ৮১৮০০ ৩) ৩৩) 
ছু যার কিন্তু (তার ঙমানেরডপর্রব পারতৃপ্ত তার অথচ বাধ্য করা যাকে এব্যতীত তার 
5 কথা ভিন্ন অন্তর ঈমানের 
ED 21১4 124 Le ০৬৪ বর HL 2৩৮ নি, 
uO AS 5501 Of ah 3১ এডিবি ০2 
ছু মহা শান্ত তদের এবং আল্লাহর থেকে গযব তাদের তাহলে অন্তর কুফুরার উন্মুক্ত 
রা 


সূরা আন-নাহল-১৬ ১২৫ পারা-১৪ 


ESE DOE DEIN এল PG TST 


ষ পথ দেখান খ্যাত উপর দুনিয়ার জীবনকে et এটা E 


রী নু 
রর ক > AD a রর 
8৮০ ও 4:০2 22৩৪ 2৪5৩ এ ১০ 0 
গ্লু তাদের শ্রবণ ও উপর আল্লাহ মোহর মেরে (তারাই) নি মায়ে 
পাচার দিয়েছেন যাদের কাফের 
৬৬ পরত ৬ টা ৪ পণ হিঃ মা তু পার্ট উপার্ট পা 

টি ৯৯ 37৪ 2৫ YJ ozs । 28 Al 5০1৯১ IE 
আখেরাতের মধ্যে রি তারাই এসবলোক এবং টা 
| 545 বর চু CA 4% 2 

AO ৬৩৫২2) Ho GI 5 ৩) 5 (9) ০১০১৯ 2১৯) 5৪ 
ইতি হয়ে এর পরে নিশ্চই এরপর ক্ষতিগ্রস্ত (হবে) তারাই ইঁ 
|| EG রব দূ 
A Lt ৫352 ৬০ ৫৫৫ সপ 9৮৮৮ পা 0১০ া। ৫ 
জর /১+:৫১ 25 24৩ (94 ৬৫9 Ol Bo 919৩২৪৯ শি & 
প(সরণকর) তোমার নিশ্চই সবর 'ও জিহাদ অতঃপর ঠু 
নু যেদিন ক নন না রব করেছে ১, করেছে B 
10 ৬35 5 ৩2৫ 56 06 ৫ ৬5 
তু ব্যক্তিকে প্রত্যেক পূর্ণদেওয়া এবং তার নিজের টা যুক্তি দেবে বাত, প্রত্যেক আসবে | 

হবে তো 22 Ld 9 A 

| i এত না তাদের এবং সেকাজ | 
| (প্রতি) করেছে ছু 


B (১০৭) তা এই করণে যে, তারা পরকাল অপেক্ষা ইহ কালের জীবনকেই পছন্দ করে নিয়েছে। আর আল্লাহর নিয়ম এই যে, তিনি ছু 
চী সেই লোকদের মুক্তির পথ দেখান না যারা তার নেয়ামতের না-শোকরী করে। (১০৮) এরা সেই লোক যাদের অন্তর, কান ও চোখের 
সর উপর আল্লাহতা ‘ আলা মোহার লাগিয়ে দিয়েছেন। এরা তো গাফিলতিতে ডুবে গেছে। । (১০৯) অবশ্যই পরকালে তারাই চরম ভাবে ছু 
ক্ষতিগ্রস্ত থাকবে৷ (১১০) পক্ষান্তরে যাদের অবস্থা এই যে, যখন (ঈমান আনার কারণে) নির্যাতিত হয়েছে তখন তারা ঘর বাড়ী সী 
H ছেড়ে হিজরত করেছে, আল্লাহর পথে কঠোর কষ্ট করেছে এবং ধৈর্যধারণ করেছে, নিশ্চিতই তোমার রব তাদের জন্য অত্যন্ত ষ্ 
বি ক্ষমাশীল ও দয়াময়। B 
মু রুকু-১৫ (১১১) (এই সব কিছুরই ফয়সালা সেই দিন হবে) যখন প্রত্যেক ব্যক্তি কেবল নিজের বাচার চিন্তায় লেগে থাকবে এবং ু 
ঘি প্রত্যেককে তার কৃতকর্মের বদলা পুরাপুরি দেয়া হবে। আর কারো উপর এক বিন্দু পরিমাণও যুলম হতে পারবে না। 


সু শ্রোতাদের সাবধান ও সতর্ক করা যে এই বাণীকে এমন এক বাহক বহন করে আনেন যিনি মানবীয় দূর্বলতা মুক্ত এবং পূর্ন দায়িতের 
সাথে আল্লাহর বানী পৌঁছে দেন । (৩০) দ্বিতীয় প্রকার অনুবাদ এও হতে পারে- যারা আল্লাহর আয়াতে ঈমান রাখে না, তার মু 
ঢু নিদর্শনসমূহে যাদের প্রত্যয় নেই মিথ্যা তো তারাই রচনা করে।(৩১) এ আয়াতে সেই সব মুসলমানদের সম্পর্কে বলা হয়েছে যাদের 
উপর সে সময় নিদারুন অত্যাচার - নির্যাতন চলানো হচ্ছিল এবং অসহনীয় কষ্ট- যন্ত্রণা দিয়ে তাদেরকে কুফরী করতে বাধ্য করা ছু 
হচ্ছিল! তাদেরকে জানানো হয়েছে যে, যদি তোমরা কোন সময় নির্যাতনে নিরুপায় হয়ে প্রাণ বাচানোর জন্যে মুখে কুফরী বাক্য সু 
উচ্চারণ কর, কিন্ত অন্তর তোমাদের কুফরী ধারণা বিশ্বাস থেকে পবিত্র থাকে, তবে তোমাদেরকে ক্ষমা করে দেয়া হবে । কিন্তু 
তোমরা যদি অন্তরে কুফরীকে স্বীকার করে নও। তবে দুনিয়াতে তোমাদের প্রাণ যদিও বাচে, ’ পরকালের আল্লাহর আযাব থেকে সর 


টু তোমরা রক পাবে না। (৩২) এ হুকুম সেই সব লোকদের সম্পর্কে যারা ঈমানের রাস্তা কঠিন দেখে তা থেকে ফিরে গিয়েপুনরায় 
্্রদিজেদের কাফের ও মুশরেক জাতির সংগে গিয়ে মিলিত হয়েছিল। নু 


সুরা আন-নাহল-১৬ ১২৬ পারা-১৪ . 
সাবা গা চা BE SB al 
LAE OANA 62125621552 2254 CAA 22 AE 
৪26 3250 Hib sl EE 2০ 855 401 ০৮৮৮ 2 এ 
"তার রিযক যেখানে আসত নিশ্চিন্ত নিরাপদ ছিল এক দৃষ্টান্ত আল্লাহ পেশ এবং 
= | ; জনপদের Ys করেন - 
RAZ 2 পাতে পর্ণ তি চিতা 25 পাপী পর্ণো ৫৮ এ 5৬2৮৮ 
ঠা ০09 220 93 sl সম SARS BLE ৩১6৬০ 


ক্ষুধার আচ্ছাদন আল্লাহ তাকে তখন আল্লাহর অনুগ্রহ অতঃপর জায়গা প্রত্যেক থেকে প্রচুর 


রর আস্বাদন করালেন সমুহের না শুকরী করল পরিমানে মু 
BEG ৩৪৬ 310 ত 22 Mr sd পর ৩০ পুর সার 1220 (৩ ০৪ দা 2 
(১৫ AE Um ১৪৩১৩ 25 ০৯৯১৮০৪1৯৮৬ His 2৪ 
চ্র্মতঃপর তাকেতারা' তাদের একজন নিশ্চয়ই এবং তারা করতে ছল একারনে তীতির ওর 


ছু মিখ্যারোপ করল. মধ্য থেকে রসূল এসেছিল রর 
৮৫) ০০ পক পর 


যা 
ঘ্রি./1৮ 5৬ SOL MHI 729,10 ১2 
EMS dll ৩ 2113646 ০৯৮৯০ ১ ১ 21৩৩০) > 
E হালাল আল্লাহ তোমাদের তা হতে সুতরাং, যুলুমকারা তারা যখন আযাবে তাদেরকে তখন 
রিযক দিয়েছেন যা তোমরা খাও (ছিল) 


্ ঠায় 
AA & পর ৩৯১৫১ BNC) ওই ১৫ ৩ ৬ ৮১১1১ -314 Zur 
8০: ৮9 COU 5 ও) ৮ ৩1 015 BC ০ ৩১৯০৪ 


নিষিদ্ধ (আল্লাহ) তোমরা তারই তোমরা যদি আল্লাহর নিয়ামত তোমরা এবং পাবত্র রর 
ঢু ক্রেছেন মূলতঃ ইবাদতকর শুধু i _ সমূহের শোকর কর টা 
w 24 ৫1 ৮ m= পা ১৩ রি 2 পণ পি ৫ পা ৫ পার্ল 4) 5 2 
77 all পট ) US| G2 773 ডি 2৩১ পি 
অর আল্লাহ “অন্যের নাম যা এবং "শুকরের মাংশকে ও রক্ত ও মৃত(জন্ত) তোমাদের প্র 
উপর ছাড়া নেয়া হয়েছে উপর 
[| 92 24 7b GNM Cc 71252 “< 
1 (9-৯১-৯) VASE 201০৯ 9৬ % 3 EN 2১69551 ৬১ ছ 
সর ১০ ক্ষমাশীল আল্লাহ তবে সীমালংঘন না কিংবা বিদ্রোহী ব্যতীত বাধ্যহয় তবে স্ট্রর 
টু মেহেরবান নিশ্চয়ই কারীহয়ে হওয়া (খেতে) কেউ 


(১১২) আল্লাহ্‌ একটি জনপদের দৃষ্টান্ত দিচ্ছেন। তা শাস্তি ও নিশ্চিন্ততার জীবন-যাপন করছিল। আর চারদিক হতে তার নিকট 
প্রাচুর্যের রেয্ক সেখানে পৌছুতো, অতঃপর তা আল্লাহর নেয়ামতসমূহের কুফরী (নাশুকরী) করতে শুরু করল! তখন আল্লাহ তাঁর 
রি অধিবাসীদেরকে তাদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করালেন যে, ক্ষুধা ও ভীতির মুসীবতসমূহ তাদের উপর চেপে বসল। (১১৩) তাদের 
রর নিকট তাদের নিজস্ব লোকদের মধ্য হতে এক রসূল আসল; কিন্তু তারা তাকে মিথ্যা মনে করে অমান্য করল। শেষ পর্যন্ত আযাব এসে 
তাদেরকে ঘিরে ধরল, যখন তারা যালেম হয়ে গিয়েছিল৩৩। (১১৪) অতএব হে লোকেরা! আল্লাহ যা কিছু হালাল ও পাক রেয্ক 
ছি তোমাদেরকে দান করেছেন তা খাও এবং আল্লাহর অনুগ্রহের শোকর আদায় কর, যদি তোমরা বাস্তবিকই তীরই বন্দেগী করতে 
নু ইচ্ছুক হও। (১১৫) আল্লাহ যাকিছু তোমাদের প্রতি হারাম করেছেন তা হচ্ছে মরা জীব, রক্ত, শুকরের গোশত আর সেই সব জন্তু যার 
উপর আল্লাহ ছাড়া অপর কারো নাম নেয়া হয়েছে। অবশ্য ক্ষুধায় কাতর ও বাধ্য হয়ে কেউ যদি এই সব জিনিস খায়- আল্লাহর 
চী আইনের বিরুদ্ধ করার ইচ্ছুক না হয়ে কিংবা প্রয়োজন পরিমাণের সীমা লঘণকারী না হয়, তবে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও 
Li EE fh 
i (৩৩) হযরত ইবনে আব্বাস (রাঃ) এর মতানুযায়ী নাম না নিয়ে এখানে মন্কাকেই দৃষ্টান্তরূপে পেশ করা হয়েছে। এই ব্যাখ্যানুয়ায়ী | 
ভয় ও ক্ষুধার যে বিপদ ব্যাপক ছেয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে- তা হচ্ছে সেই দুর্ভাক্ষ যা নবী করীম (সঃ) এর দ্বীনি দাওয়াতী 
0 প্রত্যাখানের পর দীর্ঘ কাল মক্কাবাসীদের উপর আপতিত ছিল। ঁ 


হই রা হত ভয়ে রাজ ভার হয হা আহ জে ভর জার চে ঢা আজ জে আয হয়ত ছা হাহ! জা চে মতত তি হি তত রায়ে জে চল তৰ মা হু চটি 


সুরা আন-নাহল-১৬ ১২৭ পারা-১৪ 
পাটির রানার 


1৩১ $ 4৯1৩১ ০১৮০ ভিত ৩1৯18 38 


এটা হালাল তোমাদের Fe বিষয়ে bls না এব 
শা ও 224 পরও a Ad আহ ৮৮ Hh 
RUE 297৩/-48) 4201 ৫51১8221028 
খরার উপর বর মিথ্যা আল্লাহর উপর আরোপ হাম | 
"A 2৩4 ৮ ০ / 17 
শা 9 HIG m0 5০6০5 % 220 28৭ oS 
প্র এবং শাস্তি তাদের এবং সামান্য রা ও 
ছু রি তে টু সুখ সম্ভোগ তে 
১ ০৯৬ 2 32 AL ০ প্র ৫ পা ১০ ¢ 
ee MG 0০410612545 (2055625521৫ ৫3258 
& তাদের ডপর এবং হাত পূবে £ তোমার আমরা উল্লেখ যা না ইহুদী ৩ উপর সী 
নিকট টি করেছিলাম হয়েছে যারা নর 
৫ UE পা ৩1) ০৪12৫ ৩ 2 পান 2৫ NRL > (০৪ 
৮৫ 15০61 29৫ ১০০ (৫০৯১1 DY CN 
কাজ (দন তোমার নিশই এরপর যুলম করত তাদের তারা কন্তগ্্র 
- / ১০করেছে , যারা নিজেদের উপর a টি | 
৯ রর টড ৯৫ ৬৩ ৫ 4) 
৪৩৩ 8০1 91 পাট 5G NT 
্ এর পরে তোমার নিশ্চয়ই সংশোধন ও ১৭2: এরপর িজতাবশর্ সু 
ঃ & রং রারােহে 
্ (৮১5 
নু - - অবশাই 
- মেহেরবান কষাশীল পর 


সর (১১৬)তোমাদের মুখ থেকে সাধারণতঃ যে সব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ স্ 

করে বলোনা যে, এটা হালাল এবং ওটা হারাম। নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তাদের কল্যাণ হবে না ৩৪। সর 
| (১১৭) দুনিয়ার দ্রব্য-সামগ্রী কয়েকদিনের বিষয়। শেষ পর্যন্ত তাদের জন্য অত্যন্ত পীড়াদায়ক আযাব রয়েছে।(১১৮) এই জিনিসগুলো স্তর 
্রআমরা বিশেষভাবে ইয়াহুদীদের জন্য হারাম করেছিলাম, যার উল্লেখ ইতিপূর্বে আমরা তোমার নিকট করেছি। আর এ তাদের প্রতি রী 
মু আমাদের কোন যুলম ছিল না; বরং তাদের নিজেদেরই যুলম ছিল যা তারা নিজেদের উপর করছিল। (১১৯) অবশ্য যেসব লোক সু 
8 ূর্খতাবশতঃ খারাব কাজ করেছে এবং পরে তওবা করে নিজেদের আমল সংশোধন করে নিয়েছে, তবে নিশ্চিতই তওবা ও 
প্র সংশোধনের পর তোমার রব তাদের জন্য ক্ষমাশীল ও দয়াবান। দু 
প্র (৩৪) এ আয়াত সুস্পষ্ট রূপে নির্দেশ করে যে আল্লাহ ছাড়া হালাল ও হারাম করার হক অন্য কারোই নেই। অন্য যে কেউই বৈধ্য সী 
|| ও অবৈধ নির্ধারণের সাহস করে সে নিজের সীমা অতিক্রম করে! অবশ্য যদি কেউ আল্লাহ তা আলার কানুনকে সনদ (উৎস মূল) রী 
সী স্বরূপ মান্য করে তার নির্দেশাবলীর ভিত্তিতে এসতেমবাত (যুক্তি-সিদ্ধ অনুমান ও সিদ্ধান্ত) করে বলে যে অমুক জিনিস বা অমুক স্তর 
প্র কাজ বৈধ ও অমুকটি অবৈধ, তবে সে কথা স্বতন্ত্র স্বাধীনভাবে হালাল ও হারাম নির্ধারণ করাকে আল্লাহর প্রতি মিথ্যারোপ করা সু 
ঘর এজন্য বলা হয়েছে যে, যে ব্যক্তি এরূপ বিধি নির্দেশ দান করে তার এ কাজটি দুই প্রকার ,অবস্থা-নিরপেক্ষতা হতে পারে না। হয় 
প্রি সে এই কথা দাবী করে যে, আল্লাহর কিতাব হতে নিরপেক্ষ থেকে স্বাধীন ও স্বতত্্রভাবে সে যাকে বৈধ বা অবৈধ বলেছে তাকে | 
প্র আল্লাহতাআলা বৈধ বা অবৈধ করেছেন। অথবা তার দাবী হচ্ছে আল্লাহ তা’ আলা হালাল'ও হারাম করার নিজ অধিকার পরিত্যাগ | 
সু করে মানুষকে তাদের নিজেদের মর্জি মোতাবেক কানুন রচনা করার জন্যে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছেন। এ দুটি দাবীর মধ্যে মানুষ | 
তরু যে কোনটাই করুক না কেন তা হবে মিথ্যা এবং আল্লাহতাআলার প্রতি মিথ্যা আরোপ করা । | 
LETT TNT হা ভে জাজ জাতে জাগা রঃ হার জে রাম ভে হু জারা ভাত হত জাজ হি জার জু চে হা হর তোর TTA 


৩ রর হা রা চর চা Un 0 DRY 
> 2 A Pip 2 A 22০৮ টিক রে LE ১০ ১ 1৩ 
রড 5৮052 ৬৫৮ ১৬০ 45 EG দঠা LE ১৯) ৩18 
27575 85- তাহির শি 
(প্রতিক) 
E ৬ 9124 PA / AE 452০ | | 
দ্র 2201 HOP 9501 2১৬৬2 ৫১ ১৩55 ॥ 
প্র মধ্যে তাকে আমরা এবং সরল পথের দিকে তাকে পরিচালিত ও (আল্লাহ) তাকে তারানয়ামত শোকরকারী ধন 
্ দিয়েছিলাম সঠিক 75 9558 ছু 
নর ১৫ % 4 Pd পা 
৪৩: সি © Giz) ৩ 8৯৯ & সি ৩১) 
নু আমরা এরপর “ আখেরাতে মর্ধ্য টিনা কল্যাণ দুনিয়ার নু 
ইতি, অর (হবে) রর CE 
এ রণ রত 2 
রা ০৫৯৩ EL 5১৬ Ban) Ho শু 22 
শি মুশারকদের অন্তর্ভূত্ত নি না এবং র অনুসরণ যে তোমার 
রি BA Std নন রর 7 প্রতি 
5 4 HEE 4/ 22 ৫1০৪ 
Ad এ? ্ $৯ 49847 ৩১০) Cox 
চার Ee CEE তোমার নিশ্চয়ই এবং ভার মতভেদ (তাদের) উপর শনিবার নির্ধারিত রাষ্ট্র 
রি মাঝে করে দেবেন রব Fil করেছিল by হয়েছিল স্্রী 
৬ পর? #2 A ‘24 EX EE ৬ 12৮07 
০১7 ০১৮১০ 0) F ০8০4 6 ১ হল 208 
El তোমার পথের দিকে তুমি আহবান দিনে ছু 
“চু ৰ ০ রণ ৯ পর পার্ট Wl AR প্র 
চু et 2 ৬ eo 242 
৪ 61১৩2. 20 হানে Ee 2৩08 
রমার তো যা এমন তাদের এবং উপদেশ ও হিকমতের সত 
| উপায়ে দাও = সাথে সব 
A323 পা ৩ 5454৫ ৮৫5৩ 5 পার ওর্প ৫ { 2 উপার্তপা ৮9 
- © ০:৪৮ mel 2 2 বস ৩৮০০৪ ৩ pl 2১৪ 
নু হেদায়াত প্রাপ্তদেরকে খুব তিনি এবং তার থেকে ত্রষ্ট (তার) সম্বন্ধে খুব তিনি দু 
জানেন পথ হয়েছে যে জানেন 
B | 
= রি 


প্র রুকু-১৬ (১২০) আসল কথা এই যে ইবরাহীম ছিলেন একটি গোটা উম্মতের প্রতীক, আল্লাহর আদেশানুগত এবং একমুখী- 
H একনিষ্ঠ ছিল। সে কখনোই মোশরেক ছিল না। (১২১) সে আল্লাহর নেয়ামত সমুহের শোকর আদায়কারী ছিল। আল্লাহ তাকে লু 
El পছন্দ করে নিয়েছেন এবং সঠিক-সোজা পথ দেখিয়েছেন (১২২) দুনিয়ায় তাকে কল্যাণ দিয়েছেন এবং পরকালেও সনে নিঃসন্দেহে স্তর 
সর নেক লোকদের মধ্যে গণ্য হবে। (১২৩) পরে আমরা তোমার প্রতি এই অহী পাঠিয়েছি যে, একমুখী নিষ্ঠাবান হয়ে ইবরাহীমের গরু 
প্র নিয়ম-নীতি অনুসরণ করে চল। আর সে মোশরেকদের মধ্যে ছিল না। (১২৪) তার পর শনিবার, তা তো আমরা সেই লোকদের দত 
সর উপর চাপিয়ে দিয়েছিলাম যারা তার আইন-বিধানে মতভেদ করেছিল। আর নিশ্চিত জেনো, তোমার রব কিয়ামতের দিন এই সব গর 
সুর কথারই ফায়সালা করে দেবেন, যে সব বিষয়ে তারা মতভেদ করছিল। (১২৫) হে নবী! তোমার রবের পথের দিকে দাওয়াত দাও ত্র 
টু হিকমত ও উত্তম নসীহতের সাহায্যে। আর লোকদের সাথে পরম্পর বিতর্ক কর এমন গন্থায় যা অতি উত্তম। তোমার রবই বেশী ভাল সুন 
দ্র জানেন, কে তার পথ হতে ভ্রষ্ট হয়েছে, আর কে সঠিক পথে আছে। 


| | 2; 
E | 


সুরা আন-নাহল-১৬ ১২৯ পারা-১৪ 


ME pe রে রা জা রর রর রা 
E 2 i রি ৩৫১০১ ৮ হু ১৯০০ (পার্ট Er) টু / 
১০ ১ ১৯৩ ০১০ ৩ ৬195৩ SL ৩) ঠা 
|" তোমরা BE কিন্তু তার টি (অর) সমান তোমরা তবে তোমরা যদি এবং ভু 
সবর কর সাথে কষ্ট দেয়া হয়েছে যা প্রতিশোধনেবে প্রতিশোধ নাও 
| || 
৫5৭ বারা বলাকা 2 BUEN AO) FEARS LA 
“EE ও) 72 UII © Cad 2 2 - 
শি এবং (তওফিক) ব্যতীত তোমার না এবং সবর আর সবর কারীদের জন্যে উত্তম অবশ্যই ত 
আল্লাহর ধৈয(সম্তব) কর তা. 
|| 220 A চি রি টি হি ১০ পু র্ত ৩ এপ তর্ত ০০০০০ 
৪5) OL 90372 ৮2 ৮৮ 3 ৬6 % ১ 1৮৪১ ৩১০০৪ 
প্র আল্লাহ তারাষড়যন্ত্র তা থেকে সংকীর্ণতার মধ্যে তুমি না এবং তাদের উপর দুঃখ করো স্তর 
ডা এন 22 পাও ১৫ ৫ 2% 3 ৩ de i 
| © ৯৮১৮০ পি ১2৩০ 515551 ১৪৬৮ & 
নু এহসানকরী তারা যারা এবং তাকওয়া যারা (তাদের) চুঁ 
E অবলম্বন করে সাথে ছু 
|. 


শ (হত আর ভে যাদি ভরভিশো হন কর ভা হলে শুধু তভফুকুই নিবে তানি তোমার উপর ভভাচার করা হয়েছে কি নু 
তোমরা যদি ধৈর্য ধারণ কর তা হলে নিঃসন্দেহে ধৈর্যধারণকারীদের জন্য কল্যাণ রয়েছে। (১২৭) হে মুহাম্মদ! ধৈর্যসহকারে কাজ 

" করতে থাক, আর তোমাদের এই ধৈর্যও আল্লাহরই দেয়া তওফীকের ফল- এই লোকদের কার্যকলাপে তুমি দুঃখিত হয়ো না এবং নু 

টু তাদের অবলম্থিত কৌশল-যড়যন্ত্রের দরুন দিল ভারাক্রান্তও করবে না। (১২৮) আল্লাহ তো তাদের সংগে রয়েছেন, যারা তাকওয়া ছু 

সর অবলম্বন করে কাজ করে এবং ইহসান অনুসারে আমল করে। 


ফর এহে হজ এয উজ ভিত তং চে ভর তয় ভর চার হর ছা জার রঃ) হে হজে চু হা টা 
ইহ তর হও তে ও চে হও জা ভা ভা ঢায ভা হান ভে উর জা 21 রা রাজ হে রা চা চুর 


হই ভাত জঃ চা ভা মাতে রাড হও হয ভিত জে ছে জে জর আর হাতে হত তত চর হাত জাতে ছাঃ ও ঢা! গর তে হো ঢু যা! চা জো DG 
শব্দার্থে কুর-৪/১৭__ 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৩০ পারা-১৫ 
Ht পর ES জা জে হজ হু হা চুর জাজ ছার ভিড সা ভা হযে ই চা জা রর ভু চর USE উর রা EON উর তর মার চর DEE যা 


সুরা বনী ইসরাঈল 


নাম করণ 
সু সূরাটির ৪র্থ আয়াতের একটি বাক্যাংশ হল- 12 02৮৮) (5 3137 --এতে যে বনী ইসরাঈল শব্দটির উল্লেখ হয়েছে সু 
সর তাকেই এ সূরার নামরূপে নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, বনী ইসরাঈল সূরার আলোচ্য বিষয় নয়। কুরআনের অন্যান্য সর 
ছু অধিকাংশ সূরার মত একটি প্রতীক হিসেবেই এ নামটি নির্দিষ্ট করা হয়েছে। | 
E নাযিল হবার সময়কাল BB 
পন প্রথম আয়াতটি হতেই নিঃসন্দেহে বুঝতে পারা যায় যে এ গোটা সূরাটি মিরাজের সময় নাযিল হয়েছে। হাদীস ও জীবন ইতিহাসে 
উদ্ধৃত অধিকাংশ বর্ণনার দৃষ্টিতে জানা যায় যে, হিজরতের এক বছর পূর্বে এই মিরাজ সংঘটিত হয়েছিল। কাজেই এ সূরাটিও মক্কী 
পর্যায়ের শেষের দিকে অবতীর্ণ সূরাসমূহের মধ্যে গন্য। E 
| পটভূমি [| 
নবী করীম (সঃ) মক্কা শরীফে তওহীদের আওয়ায বুলন্দ করছিলেন। এ দাওয়াতী অভিযানে ইতিপূর্বে সুদীর্ঘ বারটি বছর অতিবাহিত হু 
হয়ে গিয়েছে। তার বিরুদ্ধবাদীরা তাকে এ পথ হতে বিরত রাখার উদ্দেশ্যে সর্বশেষ চেষ্টা চালাতেও দ্বিধা বোধ করেনি। কিন্তু তাদের দু 
সকল প্রকার বাধা প্রতিবন্ধকতা সত্তেও তওহীদের দাওয়াত ইতিমধ্যেই আরব ভূমির প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌছে গেছে। তার এই সর 
' দাওয়াতে দুচারজন লোকও প্রভাবিত হয়নি এমন একটি গোত্রও সমস্ত আরবের কোথাও ছিল না। মক্কা নগরেই অতীব নিষ্টাবান 
এক জনগোষ্ঠী গড়ে উঠেছিল যারা এ মহান তওহীদি দাওয়াতের সাফল্যের জন্য যে কোন বিপদের ঝুকি গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। 
মদীনায় আওস ও খাজরাজের ন্যায় শক্তিমান গোত্রদ্ধয়ের বিরাট সংখ্যক লোক তার সমর্থক হয়ে দাড়িয়েছিলেন। তখন সে সময়টি 
টু অতীব নিকটবর্তী হয়ে এসেছিল যে, নবী করীম (সঃ) মক্কা হতে মদীনায় স্থানান্তরিত হওয়ার এবং চারিদিকে বিক্ষিপ্ত হয়ে থাকা 
্ মুসলমানদেরকে এক স্থানে একত্রিত করে একটা পুঁণাংগ রাষ্ট্র প্রতিষ্ঠা- যার অতীব সম্ভাবনাময় সুযোগ উপস্থিত হয়েছিল। ঠিক 
8 এরূপ অবস্থায়ই মিরাজের বিস্ময়কর ঘটনাটি সংঘটিত হয। মিরাজ হতে ফিরে এসে নবী করীম (সঃ) বিশ্ববাসীর সামনে এ ভাষণটি | 
টি পেশ করেছিলেন। রর 
E ii 
ঘর মূল বক্তব্য ও আলোচ্য বিষয় নু 
8 সাবধান ও সর্তকীকরণ, বুঝ-সমঝদান এবং শিক্ষাদান এই তিনটি বিষয় আনুপাতিক সামঞ্জস্য সহকারে এ সূরায় সন্নিবেশিত হয়েছে৷ ছ্ 
সু মক্কার কাফেরদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। বলা হয়েছে বনী ইসরাঈল ও অন্যান্য জাতির পরিণতি দেখে তোমাদের শিক্ষা গ্রহণ | 
ঘৰ করা উচিত এবং আল্লাহর দেয়া এ অবকাশের মধ্যে যা শেষ হওয়ার সময় উপস্থিত -তোমরা সতর্ক হও, সামলে যাও। আর মুহাম্মদ ছ্ 
টু (সঃ) ও কুরআনের মাধ্যমে যে দাওয়াত পেশ করা হচ্ছে তা আন্তরিকতা সহকারে গ্রহণ কর। অন্যথায় তোমাদেরকে পৃথিবীর বুক স্তর 
সী হতে নিশ্চিহ্ন করে দেয়া হবে। এবং তোমাদের পরিবর্তে অন্য লোকদেরকে যমীনের ওপর পূর্নবাসিত করা হবে। প্রসংগতঃ বনী স্তর 
& ইসরাঈলকেও তাম্বীহ করা হয়েছে! কেননা হিজরতের পর অতি শীঘ্রই অহীর ভাষায় তাদের সম্বোধন করে কথা বলা হবে। আলোচ্য প্র 
রী সূরায় তাদের বলা হয়েছে, তোমাদের পূর্বে যে শাস্তি দেয়া হয়েছে, তা হতে যথার্থ শিক্ষা গ্রহণ কর। এখন রসূলে করীমের(স$) সর্ব 
সর শেষ নবী হিসেবে প্রেরিত হওয়ার ফলে তোমরা যে সুযোগটা পেয়ে গেলে, তার মূল্য ও গুরুতৃ অনুধাবন কর, তা হতে ফায়দা গ্রহণ স্তর 
ছু না করা তোমাদের জন্য খুবই দুঃখজনক হবে। এ শেষ সুযোগও যদি তোমরা হারিয়ে ফেল এবং পুরাতন রীতি- নীতিই অনুসরণ করে স্ব 
প্র চলতে থাক তাহলে তোমাদের কঠিন ও মর্মান্তিক আযাবের সম্মুখীন হতে হবে। এ পর্যায়ে মানবীয় সৌভাগ্য- দুর্ভাগ্য কল্যাণ ও ্ট 
স্তর অকল্যাণের মুল কারণসমুহ কি তা অতীব হৃদয়গ্রাহী ভংগীতে বুঝিয়ে দেয়া হয়েছে। তওহীদ পরকাল, নবুয়্যত ও কুরআন পুরোপুরিভাবে সত 
ছু সত্য, তার অকাট্য দলীলসমূহও পেশ করা হয়েছে। এসব মৌলিক মহাসত্য সৰ্ম্পকে মককার কাফেরদের পক্ষহতে যে সব সংশয় স্ব 
দ্র প্রকাশ করা হয়েছিল তা দূর করে দেয়া হয়েছে ।এবং যুক্তি সমূহ পেশ করার সাথে সাথে অমান্যকারীদের মূর্খতার দরুন তাদেরকে | 
টন মাঝে মাঝে ভংসনা এবং তীব্র শাসনও করা হয়েছে। শিক্ষাদান পর্যায়ে নৈতিকতা ও সমাজ ততের এমন বড় বড় কতকগুলি সু 
টু মৌলনীতি উপস্থাপিত করা হয়েছে যার উপর মানব জীবনের সাংগঠনিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করাই মুহাম্মদ (সঃ) এর দাওয়াতের মূল স্তর 
ৰ |! 


বড রা ছে আঃ ঢা রর দর ছা হয | জর রত হাহ আত ত 73% হর তত হা? হাত ও রত হে সা ভার ও চুর GU হার রি টি 


রর হি জজ রাজ MEE রাজ ছা 
ছা ছা! হজ হাহ! NE উঃ এটি 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৩১ পারা-১৫ 

এটি জাতে হা ঢা হর হয হাহ জে EE জা হা ঢা রঃ জার রত হে HOE হাতা ডের রে হেত HOE ESF GEA হর EEN হর জেয হজ EES তর যে 
| লক্ষ্য ছিল। অন্য কথায় এ ছিল যেন ইসলামের ঘোষণা পত্র, যা ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার এক বছর পূর্বে আরববাসীদের 
সরি সামনে পেশ করা হয়েছিল। এ ঘোষণা-পত্রে স্পষ্ট ভাষায় বলা হয়েছিল যে হযরত মুহাম্মদ (সঃ) নিজ দেশ ও সমগ্র মানব 
প্র সমাজের এবং ব্যক্তিগতভাবে সমস্ত মানুষের জীবনকে সুসংগঠিত করার জন্য প্রাণপন চেষ্টা চালাচ্ছেন এবং এ হচ্ছে তার 
গর মোটামুটি কথা। 

সু এ সমস্ত কথার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা (সঃ) কে হেদায়াত করা হয়েছে যে, দুঃখ-বিপদের এই ঝঞ্রার সামনে পরিপূর্ণ দৃঢ়তার সাথে 
স্তর ইসলামী আদর্শের উপর অটল-অবিচল হয়ে থাকুন, কুফরের সাথে সন্ধি-সমঝোতা করার কথা চিন্তাও করবেন না। কাফেরদের 
ছু যুলুম-নির্যাতান, তাদের বাকা,চোরা তর্ক-ঘিতর্ক এবং তাদের মিথ্যা ও মনগড়া কথা রচনার প্রচন্ড তুফানের চাপে মুসলমানরা. 
ভু কখনো কখনো অনমনীয় ও প্রতি আক্রমণে উদ্যত হয়ে উঠতেন। এই সূরায় তাদের বলা হয়েছে যে, পূর্ণ ধৈর্য, শাস্তি ও গান্তীর্য 
স্তর সহকারে অবস্থার মুকাবিলা করতে থাক, দ্বীনের প্রচার ও সংশৌধমূলক কাজে নিজেদের আবেগ -উচ্ছাসকে আয়ত্তাধীন করে 
সর রাখবে। এ পর্যায়ে আত্ম সংশোধন ও আত্ম-শুদ্ধকরণের উদ্দেশ্যে তাদের জন্যে নামায পড়ার নিয়ম স্থায়ীভাবে চালু করে দেয়া 
দ্র হয়। বলা হয়, আল্লাহর পথের মুজাহিদদের চরিত্রে যেসব মৌলিক গুনাবলী অপরিহার্য- এ নামায তোমাদের সেই উচ্চতর মহান 
দ্র গুনাবলীতে ভূষিত করবে। হাদীসের বর্ণনা হতে জানা যায়, নিয়মিতভাবে পাছ ওয়াক্ত নামায আদায় করার বিধান এই সময়ই 
সুর মুসলমানদের জন্যে ফরয করে দেয়া হয়। 


4টি পর ছা 090 আঃ চারা Ei ভার যা Ei হাতে হা 1 চারা ঢা জাত হের MON হয DUE জার চো 260 ওহ ভিড WOES হয! জা রা ভা 


সুরা বনী ইসরাঈল-১৭ ১৩২ পারা-১৫ 


৮৮০ ৮ 1 বেলাল ০ 4A Ee 
পে ESE (2০156 EG ॥ ৬৫ £ 
১২ তার রুকু (সংখ্যা) মক্কী বনী ইসলাঈল ঢুঁ 


OOOO, 


১১০ 


৮ এ ৮ পা 2৮ 15৮ 
৩০ ৯৩ ১৮৯২ ৬৬ 


হারাম থেকে রাতে তার ভ্রমন করালেন (তিনি)যিনি (সত) 


১৪. রর 2 ৮7 27175 > 2/3 Fl 
2:23. 02 EA 4৮ (৫ GHGS ১৯ ym 
্্ আকসা  অসজিদ পরত ছু 


চে FG ও ভিত জি ও 6 দাও WON হা GU হতে মি ভি ছার হাড় ভাতে রা ও ৫ ERG ERE ভুত হি 


৯2) 
তিনিই নিশ্চয়ই আমাদের থেকে তাকে যেন তার আশ আমরা বরকত- যা 
তিনি নিদৰ্শনাবলী দেখাই আমরা -পাশকে ময় করেছি টিটি রা 
/1 3 শর্ট ও 2৬৮৫ 25 যে ৮ রন পর্ণ ১০৯ AL / 9৯ পার্টি 2 
AL ৪ ৫৩ 4১৩ 2 CH Are CF OMA oly 
বনী ইসরাঈলদের জন্যে পথ তাকে আমরা ও কিতাব মূসাকে আমরা এবং রব সর্ব শ্রোতা স্তর 
5 Ae bn টন পার্পাও- bb পাও 2 ১৯ 5p 5 24 ৭৫ Cr - 
৮৮7 OS ৩০ BIOS 3১১92 1১৩৪6 SE 
নৃহের সাথে আমরা আরোহণ তাদের (তোমরা) কর্ম বিধায়ক আমাকে ছাড়া তোমরা যে ছু 
করিয়েছিলাম (যাদেরকে) বংশধর গ্রহণকরো না 
€ ১? ঠ Lad Ap HG, ২ 
০1 ৩৬৮ 1 
শোকরকারী_ বান্দা য়ই সে 


সী রুকু-১ (১) পবিত্র তিনি, যিনি এক রাতে তীর বান্দাহকে মসজিদে হারাম হতে দূরবতী সেই মসজিদ অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত 
ভ্রমণ করালেন যার চারপাশকে তিনি বরকত দান করেছেন। যেন তাকে নিজের কিছু নির্দশনাদি পর্যবেক্ষণ করাতে পারেন? । প্রকৃতপক্ষে 
তিনিই সব দেখেন এবং শুনেন। (২) আমরা ইতিপূর্বে মূসাকে কিতাব দিয়েছিলাম এবং তাকে বনী ইসরাঈলের জন্য হেদায়াতের 
ধ্যম বানিয়েছিলাম- এই তাকীদ সহকারে যে আমাকে ছাড়া কাউকেও নিজের নির্ভরযোগ্য নিয়ন্তা বানিয়ো না২। (৩) তোমরা তোর 
্লিসেই লোকদের সন্তান যাদেরকে আমরা নৃহের সংগে নৌকায় সওয়ার করিয়েছিলাম। আর নূহ ছিল একজন শোকরগুজার বান্দা। 
ঠ্যত্রহচ্ছে যা র পরিভাষায় মেরীজ নামে খ্যাত৷ অধিকাংশ ত্ত রণ অনুসারে এ র্তের রর 
ৰ এক বৎসর পূর্বে সংঘটিত হয়েছিল। হাদীস ও রসূলুল্লাহর জীবনী বিষয়ক গ্রন্থ সমূহে এই ঘটনার বিস্তৃত বিবরণ সাহাবাদের থেকে বর্ণিত 
হয়েছে। এরূপ বর্ণনাকারী সাহাবাদের সংখ্যা ২৫ পর্যন্ত গিয়ে পৌছেছে। কুরআন মজীদে মাত্র বায়তুল্লাহ (মসজীদে হারাম) থেকে! 
সী য়ুসজিদে আকসা (বায়তুল মুকাদ্দাস) পর্যন্ত গমনের কথা সুস্পষ্টরূপে বিবৃত হয়েছে।আর হাদীস সমূহে বায়তুল্লাহ থেকে উর্ঘ জগতের 
সর্বোচ্চ উচ্চতায় পৌছে আল্লাহতা ' আলার সকাশে তার উপস্থিত হবার কথা বিস্তৃতভাবে উল্লিখিত রয়েছে। এই ভ্রমণের প্রকৃতি কিরূপ রী 
ছিল ,এটা স্বপ্নে ঘটেছিল না জাগ্রত অবস্থায় ঘটেছিল? নবী করীম (সঃ) নিজে সশরীরে গমন করে ছিলেন না নিজ স্থানেই তিনিষ্টু 
ছিলেন এবং মাত্র আত্মিকভাবে তাকে এই দিব্যদর্শন করানো হয়েছিল? পবিত্র কুরআনের শব্দগুলির এ সম্পর্কিত ভাষাই এুঁ 
দুএএগলির উত্তর দান করে। "তিনি পবিত্র ও বিক্কলুষ .... ভ্রমণ করালেন ” এই কথা দিয়ে বর্ণনার সূচনা করাতে স্বতঃই এই তাৎপর্য ব্যক্ত 
হয় যে এ কোন বিরাট অসাধারণ ঘটনা ছিল যা আল্লাহতাআলার অসাধারণ ক্ষমতাতে সংঘটিত হয়েছিল। স্পষ্টতঃই স্বপ্নে কোন ব্যক্তির 
ঘি এপ কোন কিছু দর্শন করা বা অর্ন্তদৃষ্টি দিয়ে দেখার এরূপ শুরু্ঠ হতে পারে না যে, তা বর্ণনা করার জন্য এরূপ ভূমিকার প্রয়োজন 
হতে পারে যে- সকল প্রকার অক্ষমতা! ও ত্রুটি থেকে মুক্ত ও পবিত্র সেই সত্তা” যিনি নিজ বান্দাকে এ স্বপ্ন দর্শন করিয়েছিলেন বারী 
টি দৃষ্টিতে এসব কিছু দেখিয়েছিলেন। এ ছাড়া এই শব্দগুলিও "এক রাতে নিজের বান্দাকে ভ্রমণ করালেন।” সশরীর পরিভ্রমণের 


মু পক্ষে যুক্তি পেশকরে। স্বপ্নে মণ বা অনতষ্টিতে অপর জন্য শি কোনক্রমেই যথাযোগ্য হতে পারে না । সুতরাং আমাদের | 
Wad Et 225 iG হা ES ভা ED EES A জর হজ হজ হা জে চুর ছা ভাত হত তত ভি ELT ভাত জা সুর জা ভা (টি 


El ১৭ ১৩৩ পারা-১৫ 


9৯৩৫ Sk LS 2 2 sal 62 4) (৬ 28 


দুবার দেশের মধ্যে তোমরা অবশাই কিতবের মধ্যে ইসরাইলকে বনী প্রতি আমরা সর্তক এবং 
করেছিলাম 
2 UL ভে রি ১ 75 ৫4 2 প্পর্ণ ৩ R 
ise EE EE রর 3 ৩5 (1০5 চি (০১৩০ 5 
্রবান্দাদেরকে তোমাদের. আমরা দুটির আসল a বিরার্ট বিদ্রোহ তোমরা অবশ্যই এবং 
উপর রি সে না) রী তে 
5 24৫1৮ ১৫ 5 bd ৩ 2 a 
Logs 635 58 5 2b Os BIS yh ১১5 NON Ei 
প্র সম্পূর্ণকরা (শাস্তি) হল Ee দেশের নন পি অতিশয় লি আমাদের ষ্ 
3, (5 হিঃ রি রর 
ছু a CANA AALS 242 / 2 পচা রে {2/7 ০ ৪ 
I : ৬ 54 ০ 22>)  H 
টি ডি তাঁদের এরপর রা 
প্র পরিণত করলাম (দিয়ে) বি 10185 জন্যে জন্যে দিছে দিলাম 
রি লে? 7 2 22% ০ রি 
্লুমতঃপর তাও তোমরা মন্দ বদি আর তোমাদের ” তোমরা ভাল [দত - 
চি ও লিজ নে কাজ করেছ 8 


পি 2 ৩৫৩2 বর 15 PER 5 রর ৫ ৩৩? চি 


সময় 
লু ঢুকেছিল এরি ও পু লে, ; (1 
রর 551 19:52), $ 3 8৫ ঃ 
" © As তারা i তারা যেন এবং বার রঃ 
ধুংস জয়ী হয় ধুংসকরে দেয় (শক্ররা) 
প্রি) রে আমরা আমাদের কিভাবেত বরী ইরাঈলীদেরকে এই বিষয়েও সতর্ক করে দিয়েছিলাম যে, ভোমরা দুই দুইবার পৃথিবীর 


বুকে মহাবিপর্যয়ের সৃষ্টি করবে এবং খুব বেশী বিদ্রোহাত্্ক কাজ করবে। (৫) শেষ পর হতে প্রথম বিযোহের সময় যখন 

উপস্থিত হল তখন আমরা তোমাদের মুকাবিলা করার জন্য আমাদের এমন সব বান্দাদের সংগঠিত করে পাঠালাম যারা অতীব 
শক্তিশালী ছিল। আর তারা তোমাদের দেশে প্রবেশ করে চারদিকে ছার থার করল€। এ ছিল একটি ওয়াদা যা অবশ্যই পূর্ণ হল।( ৬) 
অতঃপর আমরা তোমাদেরকে তাদের উপর বিজয় লাভের সুযোগ করে দিয়েছি। আর তোমাদেরকে বিপুল ধনমাল ও সন্তানাদি দিয়ে এ 
সাহায্য করেছি এবং তোমাদের সংখ্যা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করে দিয়েছি। (৭) লক্ষ কর, তোমরা ভাল কাল করলে তা তত 
17555758858 
সময় আসল তখন আমরা অপরাপর শক্রদেরকে তোমাদের উপর প্রভাবশালী করে দিলাম, যেন তার! তোমাদের চেহারা বিকৃত করে ছু 
দেয়, এবং মসজিদে (বায়তুল মুকাদ্দাস) তেমনই ঢুকে পড়ে, য়ন গর করা ঢুকে ছি আর যে জি ণসের গর: একের হত 


লাগবে তাকে যেন তারা ধৃংস করে দেয়€। 
রি জন্যে একথা সত্য বলে মানা ছাড়া উপায় নেই যে এ নিছক এক আত্তিক অভিজ্ঞতা ছিলনা, বরং এ এ ছিল এক সশরীর না" 
ও অদুশ্য ব্যাপার সমূহের দর্শণ যা আল্লাহ তায়ালা তাঁর নবী (সঃ) কেদিয়েছিলেন(২)অর্থাৎ বিশ্বাস ও ভরসা র কেন্দ্রস্থল যারউ রব 
পরিপূর্ণ নির্ভর করা যায় , যাকে নিজের ব্যাপার সমূহ সোপর্দ করা যায় ; হেদায়াত ও সাহার্যা প্রার্থনার জন্যে যার প্রতি রুজু 
করা যায়। (৩) কিতাব বলতে এখানে তওরাতকে বোঝানো হয়েছে। (৪) এখানে সেই ভয়াবহ ধবংসের কথা বলা হয়েছে যা i 
আসুরিয় ও ব্যবিলনীয় কওম বনী ইসরাইলদের উপর আপতিত হয়েছিল।(৫) এর দ্বারা রোমক জাতিকে বোঝানো হয়েছে, যারা 
চু বায়তুল মুকাদ্দাসকে সম্পূর্ণ ধবংস স করেছিল ও বনী ইসরাইলদের মেরে মেরে ফিলিস্তিন থেকে বিতাড়িত করেছিল , এরপর অজ পর 


দুহাজার বছর যাবৎ তারা সারা দুনিয়ার মধ্য বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হয়ে আছে 
ts ta গজ রও হর CE ছা Et চে হা BT ME BR EES জে আর উর হারা 15 ৫ ইত ৪ হি হত জয় গর হও তর ডিও গার টিটি 


(2১৭ 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৩৪ পারা-১৫ 
NETL LETTE EE RET EEE 


রর >? 
| TNE নি 02 5 ১ > 2 রর টি পে 1” সু 
পি এক 2 ০৩1 ৫৩৩ OL 251 ০৯৫ Of শি ৬০০৪ 
“টি ip non sd nt তোমরা যদি কিন্তু তোমাদের উপর তোমাদের সম্ভবতঃ 
চু কারীদের জন্যে . বানিয়েছি রাবৃত্তি করব পুনরাবৃত্তিকর দয়া করবেন রব 


B22, 2+ 2 টি পর sad ৯৬ Ed 08) 

EOS lL এ A | (2 899 ৬৪ (95) 1৩১ (1০19০ 

সর মুমিনদ্বেরকে সুসংবাদ ও অধিকতর যা সেই পথ দেখায় ক্রআন সা 
সোজা 


দেয় 
S 2 5৩0৮ লি ভা soon OI Git 
58 নেকীসমূহের কাজকরে যার পর 

যে (রয়েছে) 


LL 03 ৫৬৫ SOY দু 29 ৪৯৮ ৩৮5 
মানুষ 


৬৬ 
রে এবং ম্্ডুদ ও তাদের আমরা প্রস্তুত “আখেরাতের বিশ্বাসকরে 
ৃ করে জন্যে রেখেছি ঃ 
টু ১৫৫ ৮6৫ As / BA ০টি [পি And A 

55296 ঠে Ss 503% ০১৯1০৬2১৯০৪ ৫ 5 ১ 


a 
| 
| 
Lo 
এ 
Ll 
i 
Ll 
ছু 
EO 
নে ও রাতকে আমরা 200 মানুষ হল এবং কল্যাণের তার কামনা 
Nl 
্ 
[ 
| 
তু 
i 
KE 
| 


৮৫২ 


24 159৫ PALA ৫ বাত ৮ J ৮ ৮ পর্ব ২ 
৫ AC) ডে 4 21 (৫৯5 একা al ১৩০ ্ 
অনুগ্রহ তোমরা যেন উজ্জল চিক নিদর্শনকে aL এবং রাতের নিদর্শনকে আমরা অতঃপরস্ট্ 
সন্ধানকরতে পার নিষ্প্ভ করেছি 


29d 2d 


৫ 4a 3 তে £ ৫6 রি Ff SS ৩28 


জিনিষ প্রত্যেক এবং বছর রঃ তোমরা জান যেন এবং ই 
|! 


৬৬ 


৮ র রব হয়ত এ র করবেন। 2:04 
নু রা CUNEO lesb DHL sf SE UE 
দন না-শোকর লোকদের জন্য আমরা জাহান্নামকে কয়েদখানা বানিয়ে রেখেছি। (৯) সত্য কথা বিশদ বর্ণনা তা আমরা বিশদ 
ঢু এই যে, এই কুরআন সেই পথ দেখায়, যা পুরাপুরি সোজা ও সরল। যেসব লোক তা মেনে বর্ণনা করেছি 
নিয়ে ভাল ভাল কাজ করতে থাকবে। তাদেরকে এ সুসংবাদ দেয় যে তাদের জন্য বিরাট শুভ কর্মফল রয়েছে। (১০) আর যারা g 
পরকাল বিশ্বাস করে না তাদেরকে এ জানিয়ে দেয় যে, তাদের জন্য আমরা অত্যন্ত পীড়াদায়ক আযাব প্রস্তুত করে রেখেছি। 
স্তর কুকু-২ (১১) মানুষ অকল্যাণ চায় এমন ভাবে যেমন কল্যাণ কামনা করা উচিত। মানুষ বড়ই তাড়াহুড়া প্রিয়। (১২) লক্ষ্য কর, সু 
ভু আমরা রাত ও দিনকে দুইটি নির্দশন স্বরূপ বানিয়েছি। রাতের নিদর্শনটিকে আমরা জ্যোতিহীন বানিয়েছি। আর দিনের নিদর্শনটিকে ছু 
ঘুর উজ্জল করে দিয়েছি, যেন তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পার এবং মাস ও বৎসরের হিসাব করতে পার। এভাবে গর 
ছু আমরা প্রত্যেকটি জিনিসকেই আলাদা আলাদা করে পরষ্পর পৃথক বৈশিষ্ট্য সম্পন্ন করে বর্ণনা করেছি। চু 
সু (৬) মকায় কাফেররা রসূল করীমের (সঃ) কাছে বার বার এই মু 
সুর উপর নিয়ে আস যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। এখানে তাদের সেই খুর্খতাসূচক দাবীর জবাব দেয়া হয়েছে। উপরের বর্ণনা 
সু সমান্তির সংগে সংগে এই বাক্য এরশাদ করার উদ্দেশ্য হচ্ছে- এই কথার প্রতি সতর্ক করা যে, মুর্খের দল, কল্যানের প্রার্থনা না করেষ্ট 
ছু আযাবের প্রার্থনা করছ। আল্লাহর আযাব যখন কোন কওমের উপর আপতিত হয় তখন তার অবস্থা কিরূপ দাড়ায় সে সম্বন্ধেষ্ 
ঘুর তোমাদের কোন ধারণা আছে? এর সংগে সংগে এই বাক্যাংশে মুসলমানদের প্রতিও এক সুক্ষ্ম সতর্কবানী ছিল, কাধির্'তারা কাফেরদের 


ভু রও হর হত হও হও চু তা চা আহে হজ তা হত চু জাজ হেও গজ আত আত হত হে চিত মকা রি সতে চালে ভা? ও চার আর জা হত টি 


ক 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৩৫ পারা-১৫ 
ED LETC COT ET COE 


82০22 | মিন 2 27353 SAL 421 ০) “৫ 2 


ই কিয়ামতের held 
দিনে ad Ee এবং তা বলায় তার ro মানুষের প্রত্যেক এবং 
কর্মকে ঝুলিয়ে দিয়েছি 


ES SE SISA 59510844811 


তুমি ০ SR তা 


নিজেই পাবেসে (স্বরু 
LAA Pd >» 
রি ৬০ U6 ৫ 32228 GUE EY 5১51 ৬৫৫ 
র উপর তবে গোমরাহ দন রর সেসৎ তবে সৎপথে বে স্তর 


হি হয়ে যায় জন্যে পথে চলে মূলতঃ 
র্ণ 25 2 পা ১৪৫ 


চলে 
2 AD nes / 24 ০ 
০১৬৫ HG G41 553 8205৮ Y 
না এবং অন্যের বোঝা কোন বোঝা রি 


রং 


oN 
৮৩ 


ত 
টব 


বহন কারী 
22 ৪ প পর্ণ পণ -১ ৮৯৯ তি ০7 2% 2৫ পি পর্ণ ৪ 
১, BER GG 56: 3 25 টা 
তার উট তার সচ্চিল লোক রর লস ধৃংসকরব যে pl যখন এবং 
মধ্যে নাফরমানীকরে দেরকে (সৎকর্মের) হুকুম দেই জনপদকে আমরা 


১১১) 02 CET od 506 Hs ১৩ 0 028) 6 
মানব গোষ্ট 


থেকে আমরা ধংস কত এবং ধবংস তা অতঃপর CE তার 
আমরাবিষ্বংস করি _ আদেশ টুপর আ 
2 


_কেরেছি 
2১৮ 12> le 
10% Eo 2৩ ৩৪৩৪০ পেট 5 ৬ ১০ 
সবদ্রষ্ঠা সম্পর্কে তোর্ম'র রবই যথেষ্ট এবং ক 
সু (১৩) প্রত্যেক রা তার গলায় র 
ভু যাকে সে উন্মুক্ত ভাবে পাবে। (১৪) পড় নিজের আমল নামা, আজ নিজের হিসাব ঠিক করার জন্য তুমি নিজেই যথেষ্ট | (১৫) শি 
সুরে কেউ সঠিক পথ গ্রহণ করে, তার এই হেদায়াত প্রাপ্তি তার নিজের জন্যই কল্যাণকর। আর যে গোমরাহ হয়ে যায় তার এই ছু 
গোমরাহীর খারা পরিণাম তারই উপর পড়বে। কোন বোঝা বহনকারী অপরের বোজা বহন করবে না৮। আর আমরা আযাব দিইনা 
চু যতক্ষণ (লোকদেরকে হক ও বাতি বুঝবার জন্য) একনজ বার্তাবাহক না পাঠাই। (১৬) আমরা যখন কোন জনপদকে ধংস করার 
সিদ্ধান্ত করি, তখন তার সচ্ছল অবস্থার লোকদেরকে হুকুম দিই(সতকর্মের) কিন্তু তারা সেখানে সর্বপ্রকার নাফরমানী করতে শুরু 
করেঃ তখন আযাবের ফায়সালা এই জনপদের ভাগ্যলিপি হয়ে দাড়ায়, আর আমরা তাকে বরবাদ করি পুরাপুরি।৯ (১৭) লক্ষ্যকর, ্ 
হের পরে আমাদের হুকুমে কত মানব গোষ্টি ধ্বংস হয়ে গেল। তোমার আল্লাহ বান্দাদের গুনাহ-খাতা সম্পর্কে পুরাপুরি ওয়াকিফহাল ছু 


আর তিনি সবকিছু দেখছেন। 
ভারতও তালের জর অহ কবলে নন জড় রড লা জার জন্য জব বরে ভর 


তে কিন্তু সেই কাফেরদের মধ্যে তখনও অনেক এরূপ লোক বর্তমান ছিল যারা পরে ঈমান এনেছিল এবং সার দুর 
সইসলামের পতাকা উন্নত করেছিল। এজন্য আল্লাহতাআলা বলেন মানুষ বড়ই অধৈর্য; উপস্থিত সময়ের যা কিছুর প্রয়োজন বোধ হয় 
নত রন করে বলে, কিন্তু পরে অভিজ্ঞতা দিয়ে জানা যায় যে, যদি সে সময়ে তার প্রার্থনা গৃহীত হতো তবে তা তার 
কণ্যাণকর হতো না। 48542 58857- 
রত (৮) অর্থাৎ প্রতিটি মানুসের পক্ষে তার ক হায় গত দিত রদ ছে এক গাত ছন | 
প্রত্যেককে নিজে আল্লাহতাআলার কাছে তার কৃতকর্মের জন্য দায়ী। 5485278855৬ 
ন ন ও অ যন আন লে ন ত লে যা নল 


সেই মসাজের স্বচ্ছল অবস্থাপন্ন ও উচ্চ শ্রেণীর লোকদের পথ ভ্ষ্টতা। যখন কোন কওমের পরিণাম ফল হিসেবে ধৃংস আসন 
জু তের ত হা হত এহ দলত ও ক PTTL 2 হত হত ভুত আত হতে ভিত ভয় ঢায হি 52 দত হাহ চর হে ছা ঘটি 


A 
\ 
৪৯ 


গা 


শান তালা 
Ce 
গ্ৰ 


a 
& 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৩৬ পারা-১৫ 
জজ হার জর হও জর হি ভিজ রে চর লে ভার হয চর চা ভিজ হজ হার ভোর চে ভাত ER ইজ উঠে FOE চর DEG UN ভাজ উঠত ভিউ 
রা 


এ CIE ৬৩৪ SUG HOLL ৬ 
রপর 


b 
& 
রি 


এ আমরা যাকে ইচ্ছে করি যা তার তাকে আমরা সতৃর ( সুখ) চায় যে 
চাই আমরা মধ্যে দিই সতৃর 
Zl 222 2 পার্পার্ট পন ন 


eld পল্লি এপার তে CG 4222 pul বি: পু 
85১) 510 ০০ 20125৩৩৪০৩৩ (4৩ eG 4 
ত ং জাহন্নাম 


আখেরাত চেয়েছে যে এবং (রহমত থেকে) নন্দিত অবস্থায় সে তার 
€ 5 EX SRA 91 উপ Bd চি টি পাও তার | ৮ 
রর €% 5০8 4 2292 শবে ভাসি, 272 A> পে 
5 968৩৮ প্রত ০৬ ৬১৩ ০%০ 2১ 2 পেত ও রেএঃ 
আমরা স্বীকৃতি তাদের প্রচেষ্টা হল সেক্ষেত্রে মু'মিনও সে যখন তার তার চেষ্টা ও 
প্রত্যেককে এসব লোকের চেষ্টা জন্যে করেছে রি 
৮512 ৩৫ পাপ ward 05৮ ৬৫] ৫৫ ০ শ্্পেঠর্ ৫ CHES: 
9172 ০৬22৬ রর 5) ES C2542 2 চিত ৩৪ 
বন্ধ -অবরুদ্ধ তোমার, দান হল নয় এবং তোমার দান থেকে ওদেরকে ও এদেরকে সাহায্য 
৫ 1 রত 22 ৮413৫ তা টা 1d 23/2 20d db থা 
৮ রর 2 ৪ 2 ১৮৭ 
£ ৬৯১১ ১৮ 5১৯১৭ ১ ৮০৪ ১৬ ৫ (৩৮১ ES oly 
এবং মর্যাদা আরও অবশ্যই এবং কারও উপর তাদের আমরা শ্রেষ্ঠত্ব কিভাবে লক্ষ করছ 


শু 


1৮78 (2৬৫ 4৪৫ | ৬) abl গাও মণ” 2৫ 
OY bee ৩৩৪৩ শষ VO N55? 
: অসহায় নিন্দিত ০ 

অবস্থায় বসে পড়বে কাউকে বেশী হবে 
(১৮) যে কেউ (এই পৃথিবীতে) নগদা-নগদী পেতে ইচ্ছুক তাকে আমরা এখানেই দিয়ে দিই, যাকেই যা দিতে চাই। অতঃপর তার 
সর ভাগ্যে জাহান্নাম লিখে দিই যা তাকে উত্তপ্ত করবে, সে হবে নিন্দিত ও রহমত-বঞ্চিত। (১৯) আর যে লোক পরকালকামী এবং তার 
জন্য চেষ্টা-সাধনা করে, যতখানি তার জন্য চেষ্টা-সাধনা করা দরকার, সে যদি মুমিন হয় তাহলে এমন প্রত্যেক ব্যক্তির চে্টা- 
সাধনাই সাদরে গৃহীত হবে১০। (২০) এদেরকেও আর তাদেরকও- উভয় শ্রেণীর লোকদেরকেই আমরা (দুনিয়ার) জীবনে বাচার 
সর সামগ্রী দিয়ে যাচ্ছি। এ তো তোমার রবের দান বিশেষ। আর তোমার রবের দানের প্রতিরোধকারী কেউ নেই। (২১) কিন্তু লক্ষ্যকর, 
দুনিয়ার ক্ষেত্রেই আমরা এক শ্রেণীর লোককে অন্য শ্রেনীর লোকের উপর কি রকমের বৈশিষ্টয-মর্যদা দিয়ে রেখেছি,১। আর আখেরাতে 
টু তার মর্যাদা আরও বড় হবে, এবং তার ফযিলত হবে আরও বেশী।( ২২) তুমি আল্লাহর সাথে অপর কোন মাবুদ বানিয়ো না। অন্যথায় 
নু তির্ৃত ও সহায় সাহায্যহীন হয়ে পড়ে থাকবে। 


= 


জিত EG 225 so At জর রি UO UG চা ভা EE রি) জে 7 হি হি HES জারা হজ রহ MR 


হয়।(১০) অর্থাৎ তার কাজের মর্যাদা দান করা হবে- সে যেভাবে ও যতটা চেষ্টা-যত্ম পরকালে সফলতার জন্য করবে অবশ্যই সে 
তর তার ফল পাবে। (১১) অর্থাৎ এই পার্থিব জীবনেও দুনিয়া পরস্ত লোকদের উপর পরকাল অভিলাষীদের শ্রেষ্টত সুস্পষ্টরূপে দেখা 
সী যায়। শ্েঠত় এই দিক দিয়ে নয় যে তাদের খাদ্য, পোশাক, গৃহ, যানবাহন এবং কৃষ্টি ও সভ্যতার ধাচে দুনিয়া পরস্ত লোকদের থেকে 
উন্নত বরং শ্রেষ্ঠত এই দিক দিয়ে যে এরা যা কিছু লাভ করেন সত্যতা, বিশৃস্ততা ও আমানতদারির সহযোগে লাভ করেন।আর তারা 
যা কিছু পায় যুলুম, বেঈমানী এবং নানা প্রকার হারামখুরির মাধ্যমেই তা পায়। অপরদিকে এরা যা কিছু পান তা পরিমিতভাবে 
ব্যয়িত হয় ও তাদের দিয়ে হকদারের হক আদায় করা হয়। তার মধ্যে থেকে ভিক্ষুক ও দরিদ্ররাও তাদের অংশ লাভ করে এবং তার | 
মধ্যে থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অন্যান্য ভাল কাজেও অর্থ ব্যয় করা হয়। অন্য পক্ষে দুনিয়াপরস্তদের যা কিছু লাভ হয় তার * 
অধিকাংশ বিলাস ব্যাসনে, হারাম কাজ কারবারে বরং নানা প্রকারের দৃনীর্তি ও বিপর্যয় সৃষ্টিকারী কাজে পানির মত খরচ করা হয়। &. 
এভাবে সমস্ত দিক দিয়েই পরকাল-অভিলাসীদের জীবন দুনিয়া-লোভীদের জীবন থেকে উন্নত ও মর্যাদা সম্পন্ন টু 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৩৭ পারা-১৫ 
শরির FE CO: TE Ye DG Ta SS FIED DEES Ke DEL 


642 রি ১৩ 0 ন 
০৫5 21১62) 9055 5 HY BEG SHS ৬ 28 
i তারা যর্দি উত্তম পিতা মাতার ও শুধু এছাড়া হি যে তোমার এবং তু 
দ্র পৌছে ঢা সাথে তাকেই ইবাদত করো না রব করে দিয়েছেন বব 


8৫1১ ০৫2৫ * 65 ১৩০ 47 19186 ৮ তির পি > 
19 (2:25 5 55 তল ৰ 


প্র এবং তাদের দুজনকে না এবং উহ 


এন ae ath ১১ বাজু তাদের 
রর 


| 
CER Es L204 (9545 2৩ এ 5, ৫ 
Lf I se জা ৪ 
তোমাদের অন্তর মধ্যে এ সম্বন্ধে খুব তোমাদের বাল্য aie যেমন তাদের হে আমার 
সমুহের আছে যা চর এ অবস্তায় পালনকরেছে দুজনকে দয়াকর রব | | 


চে রর 3 350 Zz 
482 (56015 5) 39126 0229) ৩৪ EL 0৯৮18 
তার আত্রীয় রি ন জিবনে হলেন রর সৎকর্মশীল সা 
প্রাপ্য স্বজনকে অভিমুখীদের 


স্পটে A RG 2 পরও | 
BE 2১১ ©) 9129 253 3 ৫ ৫ 58 
ও 


১ নিশ্চয়ই ভা অপব্যয় না এবং অভাব 
টিটি অপব্যয় গা গ্রস্তকে ্ 


পি 


৬৮১ [৫ 2 91656 7 ) 0251 CK 2 ৮55০ 015 ॥ 


পাশক ঘদ' একং অব তার পতল হন এবং পদের জাই || 


৬ 
b 
৬ 
N 


e 


yobs 


হা হও রা জা রা CE জে হা রা জা চুর ছা জার 200 NEE আর EN 
চা 


চাও 
৮০০০৫ ঈদ ১22৫ ৫ ৬4৫ wu টুপ তর রর 
তাকে বর ঠ ০৫ 2৫ ও 3 20 7 
সহজ 2 তাদেরকে তখন তা তোমরা তোমার অনুগ্রহের ' সন্ধানে ছু 


রুকু ত-5 তোমার রব ফয়সালা করে দিয়েছেন যে, তক) ভৈমরা বানোই ইবাদত কন কেবল তারই সৰাদত করবে। i 


(দুই) পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। তোমাদের নিকট যদি তাদের কোন একজন কিংবা উভয়েই বৃদ্ধাবস্থায় থাকে তবে স 
i তুমি তাদেরকে উহ! পর্যন্ত বলবে না; তাদেরকে ভর্সনা করবে না; বরং তাদের সাথে বিশেষ মর্যাদায় সাথে কথা বলবে। (২৪) এবং i 
ঘl বিনয় ও নস্রতার সাথে তাদের সামনে নত হয়ে থাকেবে। আর এই দোয়া করতে থাকরেঃ” ” হে আমার রব, এদের প্রতি রহম কর, i 
i যেমন করে তারা স্নেহ-বাৎসল্যতার সাথে বাল্যাকালে আমাকে পালন করেছেন”। (২৫) তোমাদের রব খুব ভালোভাবেই জানেন ঘুর 
রী তোয়াদের মনে কি আছে। তোমরা যদি নেক টরিত্রবান হয়ে থাক তবে এই ধরনের সব মানুষের জন্যই তিনি ক্ষমাশীল, যারা স্তর 
পর নিজেদের অপরাধ সম্পর্কে সজাগ ও সচেতন হয়ে বান্দাহ হওয়ার আচরনের দিকে ফিরে আসে। (২৬) (তিন) নিকটাত্বীয়কে তার ্্ী 
Ff অধিকার দাও আর মিসকীন ও সম্বলহীন পথিককে তার অধিকার দাও। (চার) তোমরা অপব্যয়-অপচয় করো না।(২৭) অপব্যয়কারী Hl 
মর লোকেরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের অকৃতজ্ঞ। (২৮) (পাচ) তোমরা যদি তাদের (অর্থাৎ অভাবগ্রস্ত আত্মীয় স্বজন, 

প্র মিসকীন ও সম্বলহীন পথিক) হতে পাশ কাটিয়ে থাকতে চাও এই কারণে যে, তোমরা রবের যে রহমত পাওয়ার আকাংবী তা স্ 


সর এখনো তালাশই করছ, তবে তাদেরকে বিনয়সূচক জবাব দাও। 
শিস উঞ্সিশকি নস বনানী না শালীন nd Wo cn mn লী 


শব্দার্থে কুর-8/১৮-_ 


AO 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৩৮ পারা-১৫ 
We হও চা! হয হা] EE EE হর Sel ছাঃ হার ভি জে LEE EEE ভে EE হত EEE ভাতে চে BEB! ভর ভয়! Et হা! যা ভা ভাত জর ভর Ry, 


ক 2/ 3 Asad ৬ পা AaB? WLR 2314/2 

Hoe EE (31555 5৬৪৬ 41 ৪2৬৫ 8৩3 ০৫ খাঁ 2 ৪ 
“প্রসারিত সম্পূর্ণ তা প্রসারিত করো না এবং তোমারগলার সাথে আবদ্ধ তোখাঞ হাত রেখো না 
রা ক্র্প পর্ণ 4৫ রণ Liu 5৪ তা / ৮১75 ৩ 4৫৫ £€ 2 ৩ 2 টো 
৪১৪, ? চর 02 9351 528 ৩ ০০1৮০ Lie ও 
স্বীমিত এর্বং ইচ্ছা যাকে রিষক প্রশস্ত করেন তোমার নিশ্চয়ই অক্ষম অবস্থায় নিন্দিত তাহলে 


| | 
EAP পা লি “2 চটি i ৩ "বন 
BO 255 (65 BES 5612 ৫ 522 8 Sin 
ডর দারিদ্রের ভয়ে তোমাদের তোমরা না এবং জবা তারবান্দা হলেন নিশ্চয়ই স্ত্রী 
- সন্তানদেরকে হত্যাকরো , অবহিত সম্পর্কে ৪: , তিনি - 
৮86৬ ০2৮১৫১১৮৮৮6 22424 ৫ আব) ৮ ee ৪১৫ 
৪19 ৭ GOS BS OK ৮৬ 6] SUL 3 প্র CA 
স্ব তোমরা না এবং বিরাট পাপ হল তাদের নিশ্চয়ই তোমাদেরকেও এবং তাদের আমরা স্ 
নিকটে যেয়ো হত্যাকরা রিষেক দেই পা EB 
৫৫৫ ১০ ALLTEL ও্ ১211 
2১০ 01078011528 J 5৩2০ 2 IEE LF এ) dF 
সর নিষ্ধ যা কোন তোমরা না এবং পথ নিকৃষ্ট ও অশ্লীলকাজ হল নিশ্চয়ই ত্বিনার বব 
নুরু করেছেন প্রাণকে হত্যাকরো রি টা শি 
CHAE Y 1/5 4531124 রা 5৬ 

নট Le ৰ টি ৫6 22 (৩০ ১১৩ 21 ably 
ু সুতরাং অধিকার তার আমরা নিশ্চয়ই নির্যাতিত নিহত যে এবং ন্যায় ব্যতীত আল্লাহ | 
“hl (যেন) উত্তরাধিকারীকে দিয়েছি সেক্ষেত্রে হয়ে হয়েছে, I কারণ দি SH 

22224 68 227 হু কি: 
- Oi nae 6-1 2৩ ৮552) 7 

সাহায্য হল নিশ্চয়ই হত্যার ব্যাপারে সে সীমা- স্তর 
EB প্রাপ্ত সে লংঘনকরে স্তর 


২১) (ছয়) নিজেদের হাত গলার সাথে বেধে রেখো না আর তাকে একেবারেই খোলা ছেড়ে দিও না- এ করলে তোমরা তিরস্থৃত ওল 
অক্ষম হয়ে যাবে১২। (৩০) তোমার রব যার জন্য চান রেযক প্রশস্ত করে দেন, আর যাকে চান তা সংকীর্ণ করে দেন। তিনি তার 
বান্দাদের অবস্থা সম্পর্কে ওয়াকিফহাল আছেন এবং তাদেরকে দেখছেন। পু 
করুকু-৪ (৩১) (সাত) আর নিজেদের সন্তানদেরকে দারিদ্রের আশংকায় হত্যা করো না। আমরা তাদেরকে রেয্‌ক দিব এব 
চী তোমাদেরও।ব্তুতইঃ তাদের হত্যা করা একটি অতি বড় পাপ। (৩২) (আট) জ্বেনার নিকটেও যেয়োনা । তা অত্যন্ত খারাব কাজ 
প্র আর তা অতীব নিকৃষ্ট পথ। (৩৩) নেয়) কোন ন্যায় কারন ব্যাতীত প্রাণ-হত্যার অপরাধ করো না, যাকে আল্লাহ হারাম করে 
দিয়েছেন । আর যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয়েছে তার ওলীকে আমরা কেসাস দাবী করার অধিকার দিয়েছি১৩। অতএব সে যেন 
হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন না করে১৪। তার সাহায্য অবশ্যই করা হবে১। HE 
(১২) কৃপনতার অর্থে হাত বন্ধ করা ও অপব্যয়ের অর্থে হাত একেবার খোলা ছেড়ে দেয়া বাক ধারায় রুপকভাবে ব্যবহহুতর্ী 
হয়।(১৩) মূল আয়াতের অনুবাদ হলোঃ তার ওলীকে আমি সুলতান দান করেছি। এখানে ‘সুলতান’ এর অর্থ ‘হজ্জাত'- যুক্তি ভিত্তিক 
অধিকার- যার বলে সে কেসাস এর দাবী করতে পারে। (১৪) হত্যার সীমা লংঘনের কয়েকটি রূপ হতে পারে, এবং দে সকল রপর্ 
নিষিদ্ধ। যথা প্রতিশোধের তীব্র উত্তেজনায় অপরাধী ছাড়া অন্যকে হত্যা করা, অথবা অপরাধীকে নির্যাতন করে করে হত্যা করা 
অথবা হত্যা করার পর তার মৃত দেহের উপর ক্রোধ চরিতার্থ করা অথবা রক্তপণ নেওয়ার পরও আবার অপরাধীকে হত্যা করান 
সু প্রভৃতি। (১৫) যেহেতু সে সময় পৰ্যন্ত ইসলামী প্রতিষ্ঠিত হয়নি সে জন্য এ কথা পরিক্ষার করা হয় নি যে, কে তার সাহায্য করবে। 
হিজরতের পর যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তখন এটাও স্থিরকৃত হয় যে, তার সাহায্যে করা তার গোত্র, বা তার মিত্রদের কাজ 
সু নয়: বরং সে কাজ হচ্ছে ইসলামী রাষ্ট্র ও তার বিচার ব্যবস্থার। কোন ব্যক্তি বা গোষ্ঠি নিজেরা আপন হাতে হত্যার প্রতিশোধ গ্রহণের 
অধিকারী হবে না, এ দায়িতৃ-পদ হচ্ছে ইসলামী রাষ্ট্রে বিচার পাওয়ার জন্য ইসলামী রাষ্ট্রের কাছেই সাহায্য প্রার্থনা করতে হবে। 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৩৯ পারা-১৫ 
£ি জে হাত ORS জেতে হও চা ছা হি চা জে ঢা BE জোর তত EE ET EEG ভে চার চর ঢা জর সাতে ভি চে ভা DE আর [ভা ED Ry 
CEL 4427 15৮ 5 পারা EY AXA 


ES ০৩৩০০ 222 82০০ ৫ 5 9৩8) I 20 st 
উত্তম যা সেটা ব্যাতিরেকে ইয়াতীমের মাল 


E এবং তার সে পৌছে যতক্ষণ 


০০0) ০০৫ হা ত খর 2/41 ১০ 
লি 15 03157 56455 ৬ ৩) 61 hel Bie 
প্র তোমরা যখন মাপ তোমরা এবং (এমন যা সম্পর্ক) হল অঙ্গীকার নিশ্চয়ই শফথ ” তোমরা রি 
০ রম্য? 6৮৮০৩ চা টু ১৬৯৫ ০৪ ঠা Cs - 
1 3 6335 ৩০ £ (৬ ৬০১ ৮9৯০৭ ১৮০৪০৪12058 
সর না এবং পরিণামে উৎকৃষ্ট ও উত্তম এটা লাইক দাড়পাল্লা ” তোমরা” এবং 
বর , (নীতি) দিয়ে ওজন করবে ছু 
$ AIL পালার পাও প্৫ রড 51 AT A275 H 
য় ১158] 5 | 2 | ৩ ৮৮ Se + GL A 
5 ৫ 3 
E প্রত্যেকটি অন্তর ও চোখ ও কান নিশ্চয়ই তা তোমার নাই যা পিছনে 
জ্ঞান পড়ো 
॥ 0 5,555) LES এ 2642৫ 2 EA 
এ ৬৩১০০১০০৮১৪ ০১০ এ 52৩ খু 26 ০৬৮28 
ঘর কক্ষণ নিশ্চয়ই দন্ত ভরে যমীনের মধ্যে চলো না এবং জিজ্ঞাসা (এমন যে) হল এসব ছু 
ভ্রু লা তুমি । করাহবে তা সম্পর্কে গুলো থু 
তি 45৬ পপ ০৫৫1) 45 ASS ৮01৮ ১ 441৮ ১ ৮ প ৩৫৫ দে হিতে 
৪৩৩5 ০৮০০৬ ৬১১ BO ১১৮ JU নিও ৮ 2059) Po 
ঢু কাছে তার খারাপ হল এর প্রত্যেকটি উচচতা পর্বত সমুহের তুমি কক্ষণ আর নি হিতে 
| ছু মা a AS b 1 2 শরিরে 
(৬৮৫ ৫৮ [A ELA 24 বা £ ১৪৫ এ 
LCS 552330 G2 ৫ 4৩) ৮ Ee ১576 sy 
i ও না এবং প্রজ্ঞার অন্তভুক্ত তোমার তোমার ওহী এ এটা অপছন্দীয় তোমার সু 
রব প্রতি করেছেন যা চা 
42224 0৮৮৮ পু ৫৫251761৮07 ৬) কপ 

রি ৪15৩ (2৫ 2৪৯ ও BS A GL 0) ip 
(রহমত থেহেট- নিন্দিত জাহান্নামের মধ্যে তাহলে অন্য ইলাহ আল্লাহর সাথের 
E বিতাড়িত হয়ে অবস্থায় নিক্ষিপ্ত হবে (কাউকে) | 
i (৩৪) (দশ) ইয়াতীমের ধন মালের কাছেও যেয়োনা, কিন্তু অতি উত্তম পন্থায়, যতদিনে না সে তার যৌবন লাভ করে। (এগার)এবং 
ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করবে। ওয়াদা-প্রতিশ্ুতি সম্পর্কে তোমাদের জবাবদিহি করতে হবে, তাতে সন্দেহ নাই। (৩৫) (বার) আর 


পাত্র দিয়ে মাপ দিলে পুরাপুরি ভর্তি করে দেবে। আর ওযন করে দিলে ক্রটিহীন পাল্লা দিয়ে ওযন করে মাপবে। এ খুবই ভালো নীতি, 
রী আর পরিণামের দৃষ্টিতেও এ অতীব উত্তম। (৩৬) (তের) এমন কোন জিনিসের পিছনে লেঘে যেয়ো না যে বিষয়ের কোন জ্ঞানই 
তোমার নেই৯৬। নিশ্চিত জেনো, চোখ, কান ও দিল সব কিছুর জন্যই জবাবদিহি করতে হবে। (৩৭) (চৌদ্দ) যমীনে বাহাদুরী করে 
চলতে থেকো না। তোমরা না যমীনকে দীর্ণ করতে পারবে, না পর্বতের ন্যায় উচ্চতা লাভ করতে পারবে। (৩৮) এই আদেশ সমূহের 
সু পত্যকটির খারাব দিকটি তোমার রবের নিকট অপছন্দনীয়১*। (৩৯) এ সেই জ্ঞান-পূর্ণ কথা যা তোমার রব তোমার প্রতি অহীর 
মাধ্যমে নাযিল করেছেন। আর লক্ষ্য কর, আল্লাহর সাথে অপর কোন মাবুদ বানিয়ো না। অন্যথায় তোমাকে জাহান্নামে নিক্ষেপ করার 
LE তিরহ্কৃত ও সব কল্যাণ হতে বঞ্চিত ১৮] পি 
(১৬) এই নির্দেশের উদ্দেশ্যে হচ্ছে- মানুষ নিজেদের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে অমুলক ধারণা-অনুমানের পরিবর্তে জ্ঞান-এর 
অনুসরণ করবে। (১৭) অর্থাৎ এই নির্দেশেসমূহের মধ্যে যে কোন নির্দেশ অমান্য করা অপছন্দনীয় (ou) EE 


& আদেশ সমভাবে প্রযোজ্য। এ আদেশের মর্ম হচ্ছে ওহে মানুষ, তুমি এ কাজ করো না। 
হর চা TT তে হা হর হে হা হা হার হু রে [রে চে চা চা রাতে হারে ভয় রা হারা আর রা ঢায হেরা রা ঢায হারা চা হারার টে 


কউ 


স্ন তোমরা বলছ তোমরা করেছেন দিয়ে রব ধন্য 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৪০ পারা-১৫ | 
€ জে ছা সাজ রাজ ঢালে জে তারে জর EA যর ভা OS ED WD MOG MN জা! জার জার চর ছা SS ES BG রা SE জেতে EE BES ই 


সর ৫৮ UT 5 44 42,4 2৫৫ পণ প্র 
20225 | ১৮৫) 22102 ৫৬৪ 205 2 ভানু - 
ছু অবশ্যই 

করেছেন 


> 


নিশ্চয়ই কন্যারুপ ফেরেশতাদেরকে গ্রহণ অথচ পুত্রসন্তানদের তোমাদের তোমাদেরকে তবে কি ্ট 


শি ১ ৬র্ত 1521) 141 5% ৮3৫৫ sad AEB ৪ 
৮১৩৮১৭5550৬) 02116৬ ৬৮০ LH 2 6 * 
ঘন তাদের বৃদ্ধি না কিন্তু তারা যেন কৌরআনের এই মধ্যে আমরা নানা নিশ্চয়ই এবং গুরুতর ক 
শিক্ষানেয় ভ এনা করেছি 
টি Z AEST # 2.4 ॥ চি রর 5) 2 ঝি le 
8.3, 1555 151023 Wag) 2 6 2 Hobs 
দিকে তারা অৱশ্যই তাহলে তামা বলে যেমন. কোন তাররাধে হত যদি বল পলায়ন . 
অন্বেষণ করত ইলাহ 


নু, 


» 2 22 ৫৮ 16475 পা ১1১৮৫ €% ১৮ 
ট্রে €ন5 ৩৩ রত 112৮2 ৫1275 As 223 
৪7১১ ORS | 0) ১৯ ৬৮ GS 24৮১০) টান 0১৯৭ 
রী পবিত্রতা বু উর্দ্ধে তারা বলে তাহতে মহিমান্বিত ও তিনি পবিত্র পথ আরশের 
চী ঘোষণা করছে যা 
| ৫ ১ পুচ ১৬৩ টিন ( _>* 24d 227 7 22% ০11৫ নি 
VL 2055 ৩2 OL ৩ ১০৪৪ ঃ 5 0শি। 2 Rt ৩ | 
দি এছাড়া জিনিষ কোন নাই এক তাদের যাকিছু এবং পৃথিবী ও সাত আকাশমন্ডলী তার 
A CE চিড়া, 
Ltd Mod az Af, DLL ৬৫ ০ ৮ 
IONE CIS 6৮ 41৯৯৫ ০5425 2 ৩515 1১০০ টিং 
8 ক্ষমা সহনর্শাল হলেন নিশ্চয়ই তাদের তোমরা না কিন্তু তার সপ্রশংসার তসবিহ ছু 
EB পরায়ণ তিনি তসবিহকরা অনুধাবন কর সাথে করছে ছু 


Be. “24 549৮ পার ৪ AIA পার পার পারত AS পর এতে মোরে E 
[১১ *)৯42) ৯ ৯৯ ৩2১ Ee Ges 01021 ভি 1555 


সর আখেরাতের ঈমান না তাদের মাঝে ও তোমার আমরা কুরআন তুমি পাঠকর যখন এবং 


2 ৮ শি শল শা ৪০ 
আড়াল করা, 


(৪০) এ কি রকম আশ্চর্যের কথা যে, তোমাদের রব তোমাদেরকে পুত্র-সন্তান দান করে ধন্য করেছেন আর স্বয়ং নিজের জন্য 
ফেরেশতাদেরকে কন্যা বানিয়ে নিয়েছেন? অত্যন্ত বড় মিথ্যা কথা যা তোমারা মুখে উচ্চারণ করছ। নট 
্র রুকু-৫ (৪১) আমরা এই কুরআনে নানা ভাবে লোকদেরকে বুঝিয়েছি যেন তারা সচেতন হয়, কিন্তু তারা প্রকৃত সত্য হতে আরও 
| সখিক দূরেই পালিয়ে যাচ্ছে। (৪২) হে মুহাম্মদ, তাদেরকে বলঃ "আল্লাহর সাথে অন্যান্য রবও যদি হত- যেমন এই লোকেরা বলে- 
ঘৃত হলে তারা আরশের মালিক পর্যন্ত পৌছে যেতে অবশ্যই চেষ্টা করত। ' (৪৩) পবিত্র তিনি, মহিমান্বিত ও উচ্চতর সেই সব কথা হতে 
দ্র! এই লোকেরা বলছে। (88) তার পবিত্রতা তো সাত আসমান ও যমীন আর সেই সমস্ত জিনিসেই বর্ণনা করে যা আসমান ও যমীনের 
প্রমাঝে রয়েছে১৯। কোন জিনিসই এমন নেই যা তীর প্রশংসা করার সঙ্গে তার তসবীহ করছে না। কিন্তু তোমরা এ সবের তসবীহস্তু 
টুন অনুধাবন করছ না। প্রকৃত কথা এই যে, তিনি বড়ই ধৈর্যশীল ও ক্ষমাশীল। (৪৫) তোমরা যখন কুরআন পাঠ কর তখন আমরা তোমার ষ্ট 
সও পরকালের প্রতি ঈমান না আনা লোকদের মাঝে পর্দার আড়াল করে দিই! g 


হা টি কু রি জি 
(১৯) অর্থাৎ সমগ্র সৃষ্টি এবং এর প্রতিটি বস্তু নিজেদের পুরো অস্তি এই সত্যের সাক্ষ্য দান করছে যে যিনি এ সমস্ত সৃষ্টি করেছেন 
ছুএবং যিনি এ সবের প্রতিপালন রক্ষণাবেক্ষণ করেছেন তার সত্তা সকল দোষ-ক্রটি এবং দুর্বলতা থেকে পবিত্র ও তার প্রতুত্বের ব্যাপারে 
ছ্ুকেউ তার অংশীদার ও সমতুল্য হবে এ কলংক থেকে তিনি মুক্ত ও পবিত্র। E 


উই প্রঃ ms ne রাও আঃ On হত ডা হো হা NE হা রাজ ME রা চো চে MN ON রা ON ME জার হার ছা ঢায হারা ভারা ON চা En [টি 


"সূরা বনী ইসরাঈল-১৭ ১৪১ পারা-১৫ 
40 ভার জার ভাত জার জাজ জর চা ভার জার রাজা চর জা রাতে রা রো রা আর হে জে রা জা রা রর উঃ যো রাজ! রা হা ই 


প্রি ৫) 2 2৮ 2 alla dod 272 2 54 ও / 
৪৩ 19] 5৮652 ০51 03 5556226 Of Bf G238 ULL 2 এ 
[| 


ঘর উল্লেখ কর 2 কান গুলোর আছে বুঝে (না) সমূহের রেখেদেই দ্র 
EEE 24 224 % ১৮ 2 22 GAC LL & পোপ 
[৩১৯৪০৭০৪৩০০ O13 1৯55 05125 ০৩০ টা ও EGS 
ভু তারা শুনে এবিষয়ে খুব আমরা ঘৃণায় তাদের কে তারা ' তার কুরআনের মধ্যে তোমার সর 
্ যা জানি পিঠের ফিরে একতৃতা রবকে ছু 

AED ৫ 2০০৮2 A শা ১৫ EX ৫৫175222128 
HORS OL ০১৬) 552 SLRS পি ১) 35801০0১6০০ AE 
সর তেম্রা না জালিমরা বলে তখন গোপন তারা যখন এবং তোমার 8588 
সর অনুসরণ করছ আলোচনাকরে = প্রতি লাগিয়ে থাকে বসব সু 


রত 
৬ 


B তারা পেতে তাই অতএব তারা উপমাগুলো তোমার জন্যে কেমন লক্ষকর যাদুগ্রস্ত এক 
পারে, না, বিভ্রান্ত হয়েছে তারা বর্ণনা করে 


ব্যক্তিকে || 
| | LANEY SED পার্ট € ALL SL রে চি ৫ (14 ১২ এনে 
৪-১৮১৯০৮0৫ উর্ড 5 ৬৪ (19৫ BG Sod 
ছু পুনরুখিত হব অবশ্যই নিশ্চয়ই কি চূর্ণ-কিচর্ণ ও হাড়ে আমরা কি তারা এবং পর্থ বলব 
সা পা. 3 কচি টা টি £2 তা Lor ্ 
বি ঠক ৩ রব রি রি 
০1৬৬০ 21 E> 1 ০31৩১ LE 
লোহা বা পাথর তোমরা বল নতুন সৃষ্টিতে 
হয়েযাও ll 
(৪৬) এবং তাদের দিলের উপর এমন আবরণ লাগিয়ে দিই যে, তারা কিছুই বুঝে না, আর তাদের কানে বধিরতা সৃষ্টি করে দিই২০। 
আর যখন তুমি কুরআনে স্বীয় একই রবের উল্লেখ কর তখন তারা ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়২১। (৪৭) আমাদের জানা আছে, তারা 
যখন কান লাগিয়ে তোমার কথা শুনে তখন তারা আসলে কি শুনে, আর যখন বসে পারষ্পরিক গোপন কথা বলাবলি করে তখনই গ্ 
বা কি বলে। এই যালেম লোকেরা পরম্পরে বলে যে, এ তো এক জাদুগরন্ত ব্যক্তি যার পিছনে তোমরা চলছ২২।(৪৮) লক্ষ্য কর, এরা ্ 
কি সব কথাবার্তা তোমার সম্পর্কে প্রকাশ করছে! এরা বিদ্বান্ত হয়ে গেছে, এরা পথ পায়না (৪৯) তারা বলে, আমরা যখন কেবল স্ী 
হাড় ও মাটিতে পরিণত হব, তখন কি আমরা নতুন ভাবে সৃষ্টি হয়ে উঠব? (৫০) তাদেরকে বল, তোমরা পাথর কিংবা লোহাও যদি 
হয়ে যাও, 

রি (২০) অর্থাৎ পরকালের প্রতি বিশ্বাস না করার এটা স্বাভাবিক পরিণতি হচ্ছে যে, মানুষের অন্তকরণ তালাবদ্ধ হয়ে যায় এবং তার সর 
& কান কুরআনের আহুবানের প্রতি বধির হয়ে যায়। কুরআনের দাওয়াতের বুনিয়াদী কথা হচ্ছে- পার্থিব জীবনের বাহ্যিক দিক দিয়ে রী 
প্রতারিত হয়ো না। হক ও বাতিলের ফায়সালা এই দুনিয়ায় হবে না- তা হবে পরকালে। পরকালে যে জিনিসের পরিণাম ফল হবে 
Hl উত্তম তা হচ্ছে পূণ্য বা ভাল, যদিও তার জন্য দুনিয়াতে কতই না দুঃখ-যনত্রণা ভোগ করতে হয়, এবং পরকালে যে জিনিসের 
পরিণাম ফল হবে মন্দ, তাই হচ্ছে মন্দ- দুনিয়াতে তা যতই সুস্বাদু, সুখকর ও উপকারী মনে হোক না কেন! এখন যে ব্যক্তি ধু 
রি পরকালকেই স্বীকার করেনা সে কুরআনের এই দাওয়াতের প্রতি কেমন করে মনোযোগ দিতে পারে? (২১) তুমি যেই মার 
তর আল্লাহকেই মালিক ও মোখতার মান্য কর ও একমাত্র তারই স্তুতি-বন্দনা কর- এ কথা তাদের বড়ই অসহনীয় বোধ হয়। তারা বলে সী 
যে এ ব্যক্তি তো আশ্চর্য লোক; সে মনে করে অদৃশ্য বিষয়ের জ্ঞানতো কেবল আল্লাহর আছে, ক্ষমতা থাকে তো একমাত্র আল্লাহরই 
আছে; আধিপত্য ও অধিকার থাকে তো একমাত্র আল্লাহরই আছে। শেষ পর্যন্ত আমাদের এই আন্তানাওয়ালারা কি কোন কিছুই নয়? B 
তাদের কাছ থেকেই তো আমরা সন্তান-সন্ততি লাভ করি, রোগী আরোগ্য লাভ করে থাকে, ব্যবসা-বাণিজ্যে উন্নতি লাভ হয়, এবং 
| তাদেরই অনুগ্রহে তো আমাদের মনোবাসনা ও প্রার্থনা পূর্ণ হয়।(২২) মক্কার কাফেরদের অবস্থা এই ছিল যে- তারা চুপে চুপে 
| গোপনে কুরআন শুনতো এবং তারপর আপোষে সলাপরামর্শ করতো। এর প্রতিকার কি? কেমন করে এর রদ করা যায়? বহু সময় 


ঘর তাদের নিজেদের লোকদেরই মধ্যকার কারো কারো প্রতিও তাদের সন্দেহ হতো যে, সম্ভবতঃ এ ব্যক্তি কুরআন শুনে কিছু প্রভাবিত 
Wee me ms mn ME OE EE Mn EE ONS DE ME OE 811111৫1111 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৪২ পারা-১৫ 


চলি Ee) রখ 2 w 2 এ 6০৬ রর, 4 Ed ডি AA > 
EGS ৩১ ৯০৩৬৯: ১৭ ৩৯৩ ০৯2১৩৬০১৮58 CELE 
নু যিনি বল আমাদেরকে কে তারা অতঃপর তোমাদের মধ্যে 874 অনা 
ফিরিয়ে আনবে বলবে অন্তরসমূহের বড় হবে 
Ee পা 22 এ 
- ৮2১৩ ০৯৯১2 ৮৪535 ৬৩1 ০৮৪৮৬৪১০০০2 - 
বল তা কখন তারা ও -'তাদের তোমার অতঃপর বার প্রথম তোমাদের 
- হবে বলবে মাথাসমূহ দিকে তারা নাড়াবে সৃষ্টি করেছেন] 
৩ ৮ ৩৩162 ৮ 2 পা 222 জে CES Ed ES ৮৬ কু 2৫ 0০2 পাত 
৩) OBE 5 ৮০০০৭, 0582 25৩৫ FLOSS 626 Cf এ 
রন তোমরা ও তার প্রশংসার তোমরা তখন তোমাদেরকে যোদন নিকটবর্তী তা রে রত - 
সাথে ডাকে সাড়াদিবে ডাকবেন হবে 
TE ০০৫: 9১০৩ ৩ ৮ ন ডে ্বসর এব তে | | 
OR OL ১১৮6৬ ৯ 6১ BOUL FY ৪ 
ই শয়তান নিশ্চয়ই উত্তম যা এওঁ (যেন)ট আমাদের বল এবং অলপ ব্যতীত তোমরা গর 
রর Pad Hr 22 2 9 পি পাত / 01১ % Bl Br ৫ টা 
2 রি e ve রণ ৫ > কর্ণ 56 
৪5 SS 55160 93১) ০৬ ০৮১৪) ৫1 5 GE 
প্র খুব তোমাদের প্রকাশ্য শক্র মানুষের জন্যে হল শয়তান নিশ্চয়ই তাদের Bg 
প্র, ১৫৮৫ বিরত CORA আটে খু 4/2 4৫৫৩ নি 5 ঠি পাঠ টিন রি, | 
৪৮৬০ ৩১5) 6 2৮৩৬ ভে ৩) Hf ৯5 ০ ৬৩৪ 
2১85 EE el ef 
নু 4 সি এ 2 তা ৫7 SEA 
- ১৮০১৯ 5 Del ৩ (৬ 1) 5 €9 ১৮95 yg 
পৃথিবীর ও আকাশ মধ্যে এসম্বন্ধে খুব তোমার এবং কমাবধায়ক ছু 


মন্ডলীর __আছে, যা জানেন রব রুপে 
I নয কিনা তা হতেও কঠিন কোন নব যা তোমাদের যতে জীবন হত বহু দুরে অবইভ তর তোমাদেরকে উঠানো হ্যে 
চু তারা অবশ্যই জিজ্ঞাসা করবে, 'কে আছে এমন যে আমাদেরকে পুনরায় জীবনে ফিরিয়ে আনবে ' ? জবাবে বলঃ “তিনিই, নি প্রথমবার 
চু তোমাদেরকে পয়দা করেছেন । তারা মাথা নাড়িয়ে নাড়িয়ে জিজ্ঞাসা করবে ২৩ ' আচ্ছা বুঝলাম, কিন্তু এ ঘটবে কবে' ? তুমি বল 'কি বলা 
রায় সে সময়টি অতি নিকটবর্তী হতে পারে” । (৫২) যেদিন তিনি তোমাদেরকে ডাকবেন- তখন তোমরা তীর প্রশংসা করতে করতে 
তার ডাকে বের হয়ে আসবে; আর তখন তোমাদের ধারণা এই হবে যে, আমরা খুব অল্প সময়ই এই অবস্থায় পড়ে রয়েছি২৪। 
শি (৫৩) আর হে মুহাম্মদ, আমার বান্দাদেরকে (অর্থাৎ মুমিন বান্দাদেরকে) বল যে, তারা যেন মুখ হতে সেসব কথাই বের 
করে যা অতি উত্তম২৫। আসলে শয়তানই মানুসের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে থাকে। প্রকৃত কথা হল, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন সব 
চ্র৫৪) তোমাদের রব তোমাদের অবস্থা সম্পর্কে অধিক জানেন। তিনি চাইলে তোমাদের প্রতি অনুগ্রহ করবেন, আর ইচ্ছা করলে, 
্রতোমাদেরকে আযাব দিবেন২৬। আর হে নবী, আমরা তোমাকে লোকদের উপর কর্মবিধায়ক বানিয়ে পাঠাই নি। (৫৫) তোমার রবন্তু 
যমীন ও আকাশ মন্ডলের যাবতীয় সৃষ্টি সম্পর্কে অধিক ওয়াকিফহাল। 
হয়ে পড়ছে। এজন্যে তারা সকলে মিলিত হয়ে তাকে বুঝাতে চেষ্টা করতো যে- মিয়া, তুমি কার পাল্লায় পড়ে যাচ্ছ? এ লোকটি তো 
চু যাদুত অর্থাৎ কেউ তো এই লোকটিকে যাদু করেছে যার জন্যে এ রকম আবোল-তাবোল বকছে। (২৩).৮১০০।এর অর্থ মন্তক উপর, 
নীচে ও নীচে থেকে উপরের দিকে নাড়ানো-যেমন মানুষ বিসুয় প্রকাশের জন্যে বা ঠাট্টা-বিদ্রপের উদ্দেশ্যে করে থাকে। টি 
পৃথিবীতে মৃত্যুর সময় থেকে আরম্ভ করে কিয়ামতের পুনরুথান দিবস পর্যন্ত সময় তোমাদের মাত্র কয়েক ঘন্টার বেশী বলে মনে 
না৷ তোমরা সে সময়ে মনে করবে- তোমরা কিছুক্ষণ নিদ্রায়মগ্ন ছিলে- অকস্মাৎ হাশরের শোরগোল তোমাদেরকে জাগিয়ে তুলেছে। 
(২৫) বিরোধীরা যতই অসহনীয় কথাবার্তা বুক না কেন, কোন অবস্থাতেই মুসলমানদের হক বিরুদ্ধ কোন কথা মুখ থেকে বের হওয়া 


ত 2 ON ENE EE RS OEE EOE ECT AES VOTE EEE দি NS SEE IEDs 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৪৩ পারা-১৫ 
৫ চা রর রড রে রা জা রর রা রি রর তুর রা রর রা রি রা রই 


ন Ce ELA 11৮ ১৫৩৫ 
৪১2 Fels) 255 9 % ০5% 06 Cilla ত)%$ ৩৩ 2 
টু তোমরা 75524 নদ 
Wg বাঃ ০৫১৩৫ রণ টা LE 24 ASIA AL এ উপ 
6১১০০ ৭) ৪ বি LI ০%2 ৫ 8 ww! 
| বদলাতে না এবং তোমাদের দ্‌ঙখ লাঘব তারা শক্তি অতঃপর তান ছাড়া তোমরা (তাদেরকে) - 
তা ছি রা দৈন্য ১ করতে রাখে না (ইলাহ) ধারণা কর যাদের 
‘2/28 ৮1 2৪ sad পা ৩০ পা পাতি ও SIE 
2 ER eG YO CE Gy এ 
ং যাদেরকে 
রর. 432 BER / AG ৫ LS ৫৮৮১৮ ্ 
£ ১৩ ৩2 ৩৫ ভি] ed Cot EXSY A এ 252 
BS 5)1)৯৩৩৫ (৩) ই? 1৩৩ Oldie < PES EES CO 
Hl ভয় করার হল আযাব নিশ্চয়ই "তার তারা ও তার তারা প্রতাশা স্তর 
ঁ চিট RANT তি চা রনি 
প্র পতি পপি ৯৮৫৫] ৬৬ Er পাও 23 B94 He Iu 2 
UG 25৬৪৫ 2 249 4% ০2 ৮৬৪ ০০ IL SF 0 ৩ 
EB আযাব উল দিনের পূর্বে তা অর আমরা এছাড়া জনপদ কোন নাইস 
টা )০ IA ৮৮৮ ৮১19 ৩ ৩ 6 2 রত রি LAS KC পর 
৪0১৮ ৩0৮5 Cosel 19625 SSG ৬4১ CESS 
- যে কেউ আমাদেরকে না রি লিপিবদ্ধ ক মধ্যে এ হল কঠোর ঢ় 
বিরত রেখেছে 
|| ৰ SINC হর 
g ৩৯% শী 08041 ৯ । 5৪ ॥ 
রর তর্কে রী ১ এছাড়া “নিদশনাদি সু 


দল নল নল ভন অব ৰদ দহ অ ক নজন 
(৫৬) তাদেরকে বল, সেই মাবুদদেরকে ডেকে দেখ যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া (নিজেদের কর্মকর্তা) মনে কর। তারা তোমাদের সুর 
ঘুঁকোন কষ্ট লাঘব করতে পারে না, পারেনা তা বদলাতে২৭। (৫৭) এরা যাদেরকে ডাকে, তারা নিজেরাই নিজেদের আল্লাহর নিকট | 
সু পৌছবার অসীলা তালাশ করছে যে, কে তার অধিক নিকটবর্তী হয়ে যাবে এবং তারা তার রহমত পাবার প্রত্যাশী এবং তার আযাবকে সু 
ভয় করে২৮। আসল কথা এই যে, তোমার রবের আযাব বাস্তবিকই ভয় করার মতো। (৫৮) আর এমন কোন জনবসতি নেই যাকে সর 
স্রআমরা কিয়ামতের পূর্বে ধংস করব না কিংবা কঠিন আযাব দেব না। এ আল্লাহর কিতাবে লিপিবদ্ধ হয়ে রয়েছে (৫৯) আর নিদর্শন দ্র 
পা 
ভভ্রঁকরেছে২৯। 

উচিৎ নয়, এবং করোধেআতুহারা হয়ে বেহুদা কথার জবাব বেহুদা কথায় ন ভিত হল লা জল দল সজল 
হিসাব করে তাদের দাওয়াতের মর্যাদা মোতাবেক হক কথা বলা দরকার।(২৬) অর্থাৎ মুমিনদের জিহবা থেকে কখনও এরূপ দাবীর 
স্রউথিত হওয়া উচিত নয় যে- আমরা জাম্নাতী ও অমুক ব্যক্তি বা দল দোযখী! এ জিনিসের ফায়সালা আল্লাহর হাতে ! তিনিই সকলা 
ঘঁলোকের প্রকাশ্য ও গোপন, ভিতর ও বাইর এবং বর্তমান ও ভবিষ্যৎ জানেন। তিনিই এ ফায়সালা করবেন কাকে তিনি রহম করবেন 
ও কাকে তিনি আযাব দিবেন। একজন মুসলমান নীতিগত ভাবে তো এ কথা বলার হক রাখে- কোন প্রকারের লোক আল্লাহর কিতাব 
অনুসারে রহমত পাবার হকদার ও কোন ধরনের লোক শাস্তির যোগ্য। কিন্তু কোন ব্যক্তির এ বলার অধিকার নেই যে অমুক ব্যক্তি শান্তির 
লাভ করবে ও অমুক ব্যক্তি ক্ষমা ও মুক্তি লাভ করবে। (২৭) এদিয়ে পরিষ্কাররূপে বুঝা যায় যে আল্লাহ্‌ ছাড়া অন্য কাউকে সিজদা 
করাই মাত্র শেরক নয়, বরং আল্লাহ ছাড় অন্য কোন সত্ত্বার কাছে দোয়া বা সাহায্য প্রার্থনা করাও শেরক।( ২৮) এ শব্দ গুলি দিয়ে 
্পরিফার বুঝা যাচ্ছে যে মোশরেকদের যে সব উপাস্য ও ফরিয়াদ শ্রবনকারীর (?) উল্লেখ এখানে করা হয়েছে তারা পাথরের মুতী য় 
রহ তারা ফেরেশতা না হয় অতীত কালের বোষর্গ লোক। (২৯) কাফেররা মুহাম্মদ সঃ এর কাছে তাদেরকে কোন মোজেযা দেখানোর দু 
Wt ms জা রা হয রাত হার হা রা হতে ভা হয রা হে জে হা রা হার জার হে জা ভাজ হয আছ ঢা হয়া চর হে জজ ছাতা চার হর হি 


খা 


& 


অ 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৪৪ পারা-১৫ 


} 2 এ “ a ৬৪ 2 ৫৮৫ টি সেক 
Lb) ৬১১১ ০১০ 5 ১৬৪ 12৬ 8৮৪০ 250) ১৪৮ টা এ 
রী এছাড়া শানদশনার্দি আমরা” না এবং তার তারা তখন প্রকাশ্য উদ্রী সামুদকে আমরা এব ছু 
- যে পাঠাই সাথে জুলম করে দিয়েছি - 
2% A ঢু / ৫ 4 এর কেন 

6 ISS ৩ ১৮৮৩৪ UTS OL ও ও ১৩ ৬১৩৪ 
i আমরা না এবং লোকদেরকে ঘিরে তোমার নিশ্চয়ই তোমাকে আমরা যখন এবং ভয় স্বরুপ 

- করেছি রেখেছেন রব বলেছিলাম - 

৫ NBL ,১ 2৫৯৮ BLE LUT জুই ক ৫11 28 
15 ১ 02 3 HEL HR 2 ১৩] HB 8] 4801 2 
এবং কোরআনের মধ্যে অভিশপ্ত বৃক্ষটিকেও এবং লোকদের পরীক্ষা এছাড়া তোমাকে যা 
রি জন্য যে আমরাদেখিয়েছি রর 
৩০৪০ ৩ শপর্ণিশিত১ রা ৮১7. 235 4৫ ০০ ৮১৮৫৫ ৪টি এপি 
21১৩৩ 2 ও 21500 6৬০ ৪০১১১ iE | 
তোমরা ফেরেশতাদেরকে আমরা যখন এবং ঘোর বিদ্রোহীতা এছাড়া তাদের হি, "ত দয তয় 
ভর সিজদাকর বলেছিলাম বৃদ্ধিকরে না দেখাই আমরা ছু 
এ 3 EX 3 পে 3.53 A রি ৫ PAA 

1 965 CHE % Kis 0558৮) হী) BULLS 2১8 
কাদা মাটি আপনি সৃষ্টি যাকে আমিকি সেবলল ইবর্লীস ব্যর্ততি তারা অতঃপর আদমকে সু 
ছু (হতে) করেছেন সিজদা করব সিজদা করল ্ 


| (আর তোমরা দেখ) সামুদকে আমরা প্রকাশ্য উদ্্রী এনে দিলাম-তখন তাঁরা তার উপর যুলম করল। আমরা নিদর্শন তো এজন্যই রী 
| পাঠাই যে লোকেরা তা দেখে ভয় পাবে। (৬০) স্বরণ কর হে মুহাম্মদ, আমরা তোমাকে বলে দিয়েছিলাম যে, তোমার রব এই স্ 
সর লোকদেরকে ঘিরে রেখেছেন। আর এই যা কিছু এখনি আমরা তোমাদের দেখালাম৩০, একে এবং এই গাছটিকে কুরআনে যাকে ্্রী 
অভিশপ্ত করা হয়েছে ৩১ , আমরা এই লোকদের জন্য শুধু একটি ফেতনা বানিয়ে রেখেছি৩২। আমরা তাদেরকে বার বার সাবধান স্ 
ূ্রকরে যাচ্ছি, কিন্ত প্রতিটি সতর্কবাণী তাদের বিদ্রোহী ভূমিকার মাত্রা বৃদ্ধিই করে দেয়। 

| রুকু-৭ (৬১) আর স্বরণ কর, আমরা যখন ফেরেশতাদেরকে বললাম যে, আদমকে সিজদা কর, তখন সকলেই সিজদা করল, স্তর 
85447755555 5785492857550558 - 


চু যে দাবী জানাতো এহচ্ছে সেই দাবীর জবাব। বলা হচ্ছে এরূপ মোজেযা দেখে নেয়ার পরও যখন লোকেরা তার প্রতি মিথ্যা সা 


তর দোঘারোপ করে তখন অবশ্যন্তাবী রূপেই তাদের উপর আল্লাহতা ' আলার আযাব নাযিল হয়, এবং এরূপ কওমকে ধূংস না করে স্তর 
ছু ছেড়ে দেয়া হয় না। এটা হচ্ছে আল্লাহর একান্ত করুনা যে তিনি এরূপ কোন  মোজেযা: প্রেরণ করছেন না । কিন্তু তোমরা এরূপ 
| নির্বোধ যে মোজেযার দাবী করে সামুদ জাতির মত পরিণতি লাভ করতে চাইছো। (৩০) মেরাজ এর দিকে ইংগিত করা হয়েছে, স্তর 
সু এখানে ' কইয়া ' শব্দটি স্বপ্নের অর্থ প্রকাশ করছে না বরং এখানে এর অর্থ চোখে দেখা। (৩১) অর্থাৎ “যাককুম” যে সম্পর্কে পবিত্র ঘুর 
ঘ কুরআনে বলা হয়েছে তা দোযখের আদেশে পয়দা হবে ও দোযখীদের বাধ্য হয়ে তা খেতে হবে। এর প্রতি লানতের অর্থ- তার গ্ট 
সর আল্লাহ্র রহমত থেকে বঞ্চিত হওয়ার নিদর্শন। (৩২) অর্থাৎ আমি তাদের মঙ্গলের জন্যে তোমাকে মেরাজের দৃশ্যাবলী দর্শন স্্ 
|| করিয়েছি যাতে তোমার মত সত্যবাদী বিশ্বস্ত মানুষের মাধ্যমে তারা প্রকৃত তের সত্যতা সম্পর্কে জ্ঞান লাভ করে এবং সতর্ক হয়ে সন 
| সঠিক পথে এসে যায়। কিন্তু তারা উল্টা, সেজন্যে তোমার প্রতি বিদ্রুপ করছে। আমি তোমার মাধ্যমে তাদের সতর্ক করেছি যে 
| এখানকার হারামখুরির ফলে পরিশেষে তোমাদের যাককুম তক্ষণে বাধ্য হতে হবে। কিন্তু তারা এ কথা শুনে অট্টহাসির সংগে বলতে সু 
শুরু করলো দেখ, দেখ, লোকটি কি বলে দেখ? একদিকে তো এ বলছে যে দোযখের মধ্যে আগুন লেলিহান শিখায় জ্বলছে; আবার | 
৮১9549০১0৮৯ - 


সূরা বনী ইসরাঈল-১৭ পারা-১৫ 
সপ কা ছয় ছয় হত EE EE নিয়া রর রে জোরে রো রা 


15 2804: 840] 0 তা He AS 5 Gs SEO 


2৯৫8 OF যাকে এই আপনি সেম 


2 অবকাশ দেন যদি উপর মর্যাদা দিয়েছেন শি 

রর রী ন্ট শু ই CAA 

চা 2 ৪0৮৪5 ৩৫ 0 ৩১088 81 Kin 

I তোমাদের জাহায়াম সে ক্ষেত্রে তাদের ৪7785 স্বল্প ছাড়া তার 
এ? = জি থেকে টা যে ঠা ace 

il 5 ১ lee পর ME EE 

রা রি ও আদ গল লন বদ পদ হকি রিল ক পূৰ্ণ বিল | 

পর 


৪০50 রণ হি ৬ 2৪ 
ww 6৮807 59914 JF 3 28 5 ৯ ? এ 
আর তাদের বর জন্মানদের ও সম্পদ মৰে তাদের র্‌ তোমার পির 
দে ওয়াদা দাও সমূহের ঠা পদাতিক বাহিনী রোহী বাহিনী স্ব 


w 1 2 AAA AA 22° ০ B 
15 (6 4 age YH Gos & 6) 0338 80281 8 
তোমার যথেষ্ট এবং কোন তাদের তোমার Ee fois নিশ্চয়ই প্রতারণা এ শয়তান ষ্তর 
আধিপত্য উপর জন্যে ঁ 


24 ৩ 2৫৯৫ পর্ণ ৯. ৯ রর 
ছি 1255) ll এ A ৫ Gx su ৫6৩ ৮১ ছু 
- তীর থেকে তোমরা যেন সাগরের মধ্যে নৌযান তোমাদের চালনা (তিনিই) তোমাদের ১ 
দ্র অনুগ্রহ সন্ধান করতেপার জন্যে করেন যিনি. . রব 


৮০৫ C EX £ % ৰ্‌ ie 
1646৯ G En 74 585 HG ২০৬ Bt 


পে ক সাধন ৯ ৬১৮৪ নিশ্চই স্ব 


তিনি সু 
টিকে 59) 0 ASS EEE 


ভ্রু বড় অকৃতজ্ঞ মানুষ হল এবং রত হলের দিকে তোমাদের আমরা অতএব শুধু বা 
শ ফিরাও উদ্ধার করি যখন তিনিই | 


(৬২) তার পর সে বলল, দেখুন, সে কি এর যোগ্য ছিল যে, আপনি তাকে আমার উপর শ্রেষ্টত দান করলেন? আপনি যদি আমাকে 
কিয়ামতের দিন পর্যন্ত অবকাশ দেন তা হলে আমি তার গোটা বংশধরকেই মূলোৎপাটিত করে দেব। খুব অল্প লোকই শুধু আমার ক 
তর হতে বাচতে পারবে। (৬৩) আল্লাহতাআলা বললেনঃ আচ্ছা, তুমি যাও। এদের মধ্যে হতে যেই তোমাকে অনুসরণ করবে তোমাকে 
সহ সেই সবার জন্য জাহান্নামই হচ্ছে পূর্ণমাত্রার প্রতিফল। (৬৪) তুমি যাকে যাকে নিজের কথা দিয়ে ভুলাতে পার ভুলিয়ে নাও, সু 
টু তাদের উপর নিজের অশ্বারোহী ও পদাতিক বাহিনী চড়াও করে দাও, টা হু আয 
স্ৰী কর এবং তাদেরকে ওয়াদা-প্রতিশ্রুতির জালে জড়িত কর। আর শয়তানের ওয়াদা একটি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। (৬৫) Hl 
টু নিশ্চিত জান, আমার বান্দাদের উপর তোমার কোন আধিপত্য খাটবে না, আর ভরসা নির্ভরতার জন্য তোমার রবই যথেষ্ট ।(৬৬) 
টু তোমাদের (প্রকৃত) রব তে তিনিই যিনি নদী সমুদ্রে তোমাদের জন্যে নৌযান চালান, যেন তোমরা তার অনুগ্রহ সন্ধান করতে 

পারো। আসল কথা এই যে, তিনি তোমাদের জন্য অত্যন্ত দয়াবান।(৬৭) নদী-সমুদ্রে যখন তোমাদের উপর বিপদ ঘনীভূত হয়ে ঘুর 
ষ আসে তখন সেই এক (আল্লাহ) ছাড়া অন্যান্য যাদেরই তোমরা ডেকে থাকে৷ তারা সবাই হারিয়ে যায়; বিত্ত বন ভিন কো 
বাচিয়ে হলভাগে পৌছিয়ে দেন তখন তোমরা তীর দিক হতে মুখ ফিরিয়ে লও। মানুষ বাস্তবিকই বড় অকৃতজ্ঞ! a 
জড় রত হয চা চর চত আর জাত ছয় হর সাল হযে ত চা গলে হও রত সতে ভি হর জর ডর তর হত ভারে রও জাতে হার যদ জা লে (টি 


৮৫7০৮ 


মু ভিজ হও জজ হজ হর হি চা চে HE 2] SE 
লি 
- 
= 
1 
3 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৪৬ পারা-১৫ 


£ PAE ANE MS A 5 4 24% 24 হি পে 
৫ CoE লিও 0৮2 HH এত HK LAS তা lft 


E 
এরপর কংকর বর্ষণ তোমাদের পাঠাবেন বা স্থল পাশে তোমাদেরকে ধাঁসয়ে যে তবে ক I 
| | 


কারী ঝড়োহাওয়া উপর (না) ভাগের নু দেবেন না তোমরা নির্ভয় আছ 
124 Zo এ UAL 28 3824 ১৫৬৮৫০৫ ১ ১৩ দে শা 
১ 89৫ 2৩১ ০৩৩ ৩1 ০ হাতির ৯০ 1১৩ 2 


. অন্য একবার তার তোমাদেরকে যে তোমরা নির্ভয় অথবা কোন তোমাদের তোমরা না 
- মে ফিরিয়ে নেবেন (না) হয়েছ (কি) কর্মবিধায়ক জন্যে পাবে 

নে 0১০ a ১০১৭4 ৫ SOE 2 Pu ৮ ৬ A ২৫ ৰ ন ES 
1S B06 SLIT ৬ 2৫ 2965 Lol ০6 028 
তোমাদের তোমরা না এরপর তোমরা একারণে অতঃপর বায়ু থেকে প্রচন্ত তোমাদের অতঃপর 
চ জন্য পাবে অকৃতজ্ঞতা করেছ যা তোমাদের ডুবাবেন ঝটিকা উপর পাঠাবেন 
পণ ud ৮ 221 শর "রত পর্ণ! ed ৫ ১৫৫৫৫ Ld Ed 222 4) EA 
12 0G ELS 529 6 CT I 2৩৮ Ue 
রও হলের মধ্যে তাদেরকে আমরা ও আদমের সন্তানকে আমরা মর্যাদা নিশ্চয়ই এবং কোন এর আমাদের 
্ বাহন দিয়েছি দিয়েছি জিজ্ঞসাকারী উপর বিরুদ্ধে 
পাপা 24% ৬ 116 ০৯ ৫4৫ A AT 11 dw EAE Td ww Ed 
150৩95৮92৪৭ 55৯86) 09 FESS 3 
আমরা সৃষ্টি তা হতে অনেকের উপর তাদেরকে আমরা ও পাকজিনিষ তাদেরকে আমরা এবং সমুদ্রের 
করেছি যা শ্রেষ্টতু দিয়েছি সমূহ রিয্‌ক দিয়েছি 


৯০০ এপর্ত 2 ৫017 155 ৩৫ পর 2 পর্প 2532 
yy SG ET ৮১৬০ 22৩৩4 ০৯৪ 


এ 
iN 
র্‌ 

৩ 


| পাপপিত 2 পা 
তার দেয়া হবে অতঃপর তাদের নেতা মানব প্রত্যেক আমরা যেদিন ফজিলত 
দিয়ে 


N 


ও ৩: 


সাম্গন্তমও তাদের যুলম না 


A এ / (তলা রথ পাঠ পর 124 
০৯৮৭ LH ISD এ +82 (৪) 
পথ অধিকতঞ অন্ধ অন্ধ 
হতে ভ্ৰষ্ট সে(হবে) 

* (৬৮) তাহলে তোমরা কি এ সম্পর্কে নির্ভয় যে, আল্লাহ তোমাদেরকে কখনো এই স্থলভাগেই যমীনের মধ্যে নিমজ্জিত করে দেবেন 
না. কিংবা তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী ঝড়ো হাওয়া পাঠিয়ে দেবেন না, আর তোমরা তা হতে রক্ষাকারী কোন সাহায্যদাতা 
পাবে না কোথাও? (৬৯) আর তোমাদের কোন ভয় নেই কি যে, আল্লাহ আবার কখনো তোমাদেরকে নদী-সমুদ্রে নিয়ে যাবেন, 
মু তোমাদের অকৃতজ্ঞতার বিনিময়ে তোমাদের উপর কঠিন তীব্র ঝড়ো হাওয়া পাঠিয়ে তোমাদেরকে ডুবিয়ে দিবেন, আর তোমরা 
টী এমন কাউকেও পাবে না যে তার নিকট এর পরিণাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবে? (৭০) আদম সন্তানকে আমরা শ্রষ্টত- 
টু বৈশিষ্ট্য দান করেছি, তাদেরকে স্থল ও জল পথে যানবাহন দান করেছি এবং তাদেরকে পাক সাফ জিনিস দিয়ে রেষক দিয়েছি, এ 
আমাদের বহুসংখ্যক সৃষ্টির উপর সুস্পষ্ট প্রাধান্য দান করেছি (এ সব আমার একান্ত দয়া ও অনুগহ)। 
সু রুঝু-৮ (৭১) তার পর চিন্তা কর সেই দিনের ব্যাপার, যখন আমরা প্রত্যেক মানব দলকে তার অগ্রনেতাসহ ডাকব। সেই সময় 
টু যাদেরকে তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে তারা নিজেদের কর্মতালিকা পাঠ করবে; আর তাদের উপর একবিন্দু পরিমাণ 
যুলম করা হবে না। (৭২) আর যারা এই দুনিয়ায় অন্ধ হয়ে ছিল তারা পরকালেও অন্ধ হয়ে থাকবে। বরং পথ লাভ করার ব্যাপারে 


£ 
N 
২০৯ 
৭. 
be 
3 ৬৬ 
ভাতে চা হে হে চা জা ভা চু ভর হা জাতে জর চর উহঃ ঢা চাও চর জর হর চা চারে চর হাতা ভা 


স্ব অপেক্ষাও অধিক ব্যর্থকাম। রশ 
উজ ভি জগ ভিড এত উস হে ইউ হয চর জজ আয় ঘা ভিত ডিও তত রর চর হজ হে টাও আও হি জজ জিতে জা আতা চর জয় ঢা নী 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৪৭ পারা-১৫ 
৬৪ ৫৮১4৩ 227, ১৫) 7৫১৫ ১৫ সত 5৯ পর্প। WING ৩৪ 
শব 2৩৬, SES Gu ৬০ ৬১৯১ 126 0) 5৪ 
তাছাড়া আমাদের তুমি যেন তোমার আমরা ওহী যা এ তোমাকে অবশ্যই তারা প্রচেষ্টায় যদিও এবং 
(অন্যকিছু) উপর রচনা কর প্রতি করেছি সম্বন্ধে ফেতনায় ফেলতে ত্রুটি রাখেনি 
৫.৩ > 2 {11244 সির বে পা ০৭৫৫৩ গু) পা 
৮ ৬৫ UD জে ON ৮ IONE ৪5৩) 19 ও 
তুমিঝুকে প্রায় নিশ্চিত তোমাকে আমরা যে না যদি এবং বন্ধরুপে তোমাকে অবশ্যই তাহলে এবং 
পড়তে অবিচল রাখতাম (হত এমন) তারা গ্রহণ করত 


2 

“রন রর ERTIES বে ECT 

j Cs ০১৯০1 ৫৯৮৪ ৫] LONE ৫ 

মৃত্যুতে দিন ও (এই) দিগুন তোমাকে অবশ্যই তাহলে সামান্য কিছুটা তাদের 

(পরকালে) জীবনে আমরা মজা চুকাতাম (হলেও) দিকে 
Ld 


{i122 322 LP LE Lo 1১51 2, ০2৮১4 VEAL RN 2৫ 
4১১৯২) 028 55৬৫১৮৪192৬ ৩৮ 5৩৫ ৬০ LUGS 

তোমাকে (এ) যমীন হতে তোমাকে অবশ্যই তারা প্রচেষ্টায় যদিও এবং কোন আমাদের তোমার জন্যে ঘর 
উচ্ছেদ করবে ক্রটি রাখেনি সাহায্যকারী বিরুদ্ধে তুমি পেতে সর 


Ef HEE হর ভারা 
ELSE ৩ KOI 4, 45 ৫2৪৫ 81 2, 
ভ্রু আমরা (তাদের ক্ষেত্রে) স্থায়ী স্বল্পকাল এছাড়া তোমার তারাটিকত না তাহলে 
Ie EC ie 

55 2712৫ fh EAD 24% ee ০ ৮৫ ৪ ১৮৩ ৩ AL 
॥ 2৮৩ ১৯০০] ঠ 9৯১৮০ ডি ৩ ১) ১ এ 8 EAR 
সর ঢলে পড়ার নামায কায়েম কোন আমাদের ক্ষেত্রে তুমি পাবে না এবং আমাদের মধ্য 
i তা bs Bl এ 1 2 না কি পূর্বে | 
Lad পাত্রে 24% AEA 343 (le 2 EC > 
HEE nd 0৬ ১ OF ০) ১ OF এ শু ভিত ও উল 
(এমন যাতে) হল ফজরের নামাজ নিশ্চয়ই ফজরের নামাজ এব রাতের খন পর্যন্ত সূর্য সু 
সাক্ষী রাখা হয় (কোরআন পাঠ) (কোরআন পাঠ) অন্ধকার 
(৭৩) হে মুহাম্মদ, এই লোকেরা এই চেষ্টায় কোনরূপ ক্রটি রাখে নি যে, তোমাকে ফেতনায় নিক্ষেপ করে সেই অহী হতে ফিরিয়ে 
সু দিবে যা আমরা তোমার প্রতি পাঠিয়েছি, যেন তুমি আমাদের নামে নিজের পক্ষ হতে কোন কথা রচনা কর । তুমি যদি এরূপ করতে বব 
ঘর তাহলে তারা অবশ্যই তোমাকে নিজেদের বন্ধু বানিয়ে নিত। (৭8) আর অসম্ভব ছিল না যে, আমরা যদি তোমাকে মজবুত না সু 
স্ রাখতাম তা হলে তুমি তাদের প্রতি কিছু না কিছু ঝুকে পড়তে। (৭৫) কিন্তু তুমি যদি এরূপ করতে তাহলে আমরা তোমাকে দুনিয়ায়ও শি 
দ্বিগুন আযাবের আস্বাদন করাতাম, আর পরকালেও দ্বিগুন আযাব দিতাম; অতঃপর আমার মুকাবিলায় তুমি কোন সাহায্যকারী ছু 
সু পেতে না। (৭৬) আর এই লোকেরা তোমাকে এই যমীন হতে উচ্ছেদ করে এখান থেকে বহিষ্কার করার, প্রচেষ্টায় ত্রুটি রাখেনি, নু 
সু তা করলে তোমার পরে এরা নিজেরা এখানে খুব বেশীক্ষণ টিকতে পারবে না। (৭৭) এটা আমার স্থায়ী কর্মনীতি। তোমার পূর্বে আমি সু 
সু যে সব নবী-রসূল পাঠিয়েছি তাদের সকলের ব্যাপারেই আমরা তা প্রয়োগ করেছি। আর আমাদের কম-নীতিতে তুমি কোনরূপ ছু 
্র পরিবর্তন দেখতে পাবে না। B 
EB রুক্‌-৯ (৭৮) নামাজ কায়েম কর সুর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাত্রির অন্ধকার আচ্ছম হওয়ার সময় পর্যন্ত ৩৩। আর বু 


Ed হজ 


ছার ইরা হয! রি Ci 
৬ 
EE হজে HEE 


Cd 


৮৫ 
NE 
আশি WR BON 2 Ka 


চি] 
নে 
শী 
ক 


চির টানার 
রর 


রর 
~~) 
কিন্ত 


ঘুর ফজরের কুরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন কর, কেননা ফজরের কুরআনে উপস্থিত থাকা হয়৩৪। 


দ্র ৩৩। এর মধ্যে যোহর থেকে এশা পর্যন্ত চার ওয়াক্তের নামায অন্তর্ভূক্ত। ৩৪। ফজরকালীন কুরআন পাঠ এর অর্থ ফজরের নামায দ্র 


সের কায়েম করা। কুরআন পাঠ এবং ফজরের কুরআন এর ' মাসহুদ ' হওয়ার অর্থ আল্লাহর ফেরেন্তারা বিশেষভাবে ফজরের নামাযের 


সু কুরআন পাঠের স্বাক্ষী থাকেন, কেননা এই কুরআন পাঠের এক বিশেষ গুরুত্ব আছে। 
ই হয আতে হর রা রা হা হে জয় চা তের চর চর হে হর জা চার চে হর চা রাজা হাত রঃ চে চর চা হেত য়া রয়ে হা আল তেও 1 


০০ 


পাতি Pd Ed f ৫ el ৮ 
পা) পাও 2 FALL 2 “ Re 
2০৬৫ 4০৫ OES BN fy ৩৬৪ ele 58 
সর স্থানে তোমার তোমাকে ্ বি তোমার নফল তা অতপর রাত এক এবং 
- রব নি করাযায় জন্যে সহ 552 অংশে দর 
বয় পাতা 2 > 2 2 ANA 2222 
I Go 7০০৩ ৯৯৮ 3 5৩৪ 05৩৩ GSS ও 2 os Eee 
- সত্যের বহিঃদ্বার আমাকে এবং সত্যের প্রবেশ আমাকে হে আমার বল এক্‌ সিত সত 
- বেরকর তু প্রবেশ করাও রব ul 
AAA | সঞ 22% 2 2} 2142) 
1 6285 2 IE 63 ০$ 2919 GL ৫৩ ৩ ০০০ £॥ 
i বিলুপ্ত এবং সত্য এসেছে বল এবং বড় কোন তোমার রে আমার বানাও ্ 
হয়েছে এলেন শত্তিকে নিকট জন্যে 
Lh 1522 Sw 29 A 
EEL 2 ৩ BEI 083% LE 6৬৬ &) ১0৯৮8 
প্র আরোগ্য তা যা কুরআন আমরা নাযিল এবং  বিলৃপ্ত হল বাতিল নিশ্চয়ই বাতিল ছ্র ্ 
(এমন যে) করেছি ক 
1 
অপার শে দুণ ০) ESTA TAA 
৪০০1 151 2 OBE LOMB ৩৩০৪৫ এ 5 ০ 4৯) 2 ছু 
আমরা যখন এবং ক্ষতি এ বািহদের বৃদ্ধি করে না কিন্ত El রহমত ও - 
টি 449 টা পা রত 1/ রত CAE 
OULD 086 491 24211 £ ০9 দিতি 31 Ass 
দর হতাশ সে হয় অনিষ্ট তাকে স্পর্শ যখন আর (অহংকার করে) দূরে এবং সে মুখ বের উপর 
| AMA টি Vd ES মর টা 5 - 
5 পাঠে এ P24 ৩ ৫ SAIC BL 22 
[১৮৭ GUS ৮১ ৩৯৪ ls 78,495 & si 6 03৪ 
নু (সঠিক) অধিক সে কে খুব অতঃপর তার পল্থার উপর কাজ করে প্রত্যেক বল ছু 
সু পথে পরিচালিত জানেন তোমাদের রবই ্ 


সু (৭৯) আর রাতের বেলা তাহাজ্জুত পড় ৩৫। এ তোমার জন্য নফল। আশা করা যায় যে, তোমার রব তোমাকে মাকামে মাহমুদে i 
| সুপ্রতিষ্ঠিত করে দেবেন৩৬।(৮০) আর দোয়া কর যে, হে পরোয়ারদিগার, আমাকে যেখানেই নিয়ে যাও ও সত্যতার সাথে নিয়ে রর 
ন্ট যাও, আর যেখান হতেই তুমি আমাকে বের কর সত্যের সাথেই বের কর। আর তোমার নিকট হতে একটি সার্বভৌম শক্তিকে তুমি টু 
দূর আমার সাহায্যকারী বানিয়ে দাও৩৭। (৮১) আর ঘোষণা কর, সত্য এসে গেছে, বাতিল নির্মূল হয়েছে। বাতিল তো বিলুপ্ত সী 
পর হওয়ারই। (৮২) আমরা এই কুরআনে যা কিছু নাযিল করি ত! ঈমানদারদের জন্য নিরাময়তা ও রহমত; কিন্তু তা যালেমদের ক্ষতি 
| ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনা। (৮৩) মানুষের অবস্থা এই যে, আমরা যখন তাকে নেয়ামত দান করি তখন সে অহংকারে পিঠ 
প্র ফিরিয়ে নেয়। আর যখন সামান্য বিপদেরও সম্মুখিন হয়ে পড়ে তখন সে নিরাশ হতে শুরু করে। (৮৪) হে নবী, এই লোকদেরকে দ্র 
সরু বলঃ ' প্রত্যেকেই নিজ নিজ পথে কাজ করছে। এখন তোমাদের রবই ভালো জানেন যে, সঠিক হেদায়াতের পথে কে চলছে। বব 
7 শা শে ক 


সর (৩৫) তাহাজ্জুদ এর অর্থ নিদ্রা ভংগ করে ওঠা। সুতরাং রাতে তাহাজ্জুদ করার অর্থ হচ্ছে রাতের এক অংশে ঘুমাবার পর উঠে ষ্টর 
নামাজ পড়া। (৩৬) অর্থাৎ দুনিয়া ও পরকালে তোমাকে এরূপ মর্যাদায় উন্নীত করবেন যে তুমি সমগ্র সৃষ্টি দিয়ে প্রশংসিত হবে। চার সী 
দ্র দিকে তোমার প্রশংসা ও গুণ-কীর্তন ধূনিত হবে এবং তোমার অস্তিত্‌ এক প্রশংসাযোগ্য সত্তারূপে গণ্য হবে। (৩৭) অর্থাৎ হয় সু 
প্র আমার নিজেকে ক্ষমতা দান কর, অথবা কোন রাষ্ট্র শক্তিকে আমার সাহায্যকারী করে দাও যেন আমি সেই শক্তির সাহায্যে দুনিয়ার 
ছু এই বিকৃতি-বিপর্যয়কে সুষ্ঠু সংশোধিত করতে পারি। পাপ এবং ব্যভিচার কদাচারের এই প্লাবনকে রোধ করতে পারি, তোমার সর 
র ন্যায়ের বিধানকে কার্যকরী করতে পারি। |! 
সব হজ জে ৪ তে ভিজ হর হর জার হার EU জা চারে রাজ হজ হারা MOON জর রর রর হয চুর চর রে ভে হযে রা চু! ভা মর চি 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৪৯ পারা-১৫ 


শহর দা 7 
পর ঠাপা 


2] চা 05 চি ৫2 ৮৮ 5221 ০৪ ৮50 ৬০ 6৬4 28 
সিভিল নেবে 2 রূহ বল রূহ সর্কে তোমাকে তারা এবং 
- দেয়া হয়েছে রবের (আসে) ছিরে | 


A324 ড় দি ১1৫৭ 
৪৬৩৩৫ 2 5৬১৫) ESN CEU 65 2১৫ Es ০ 5৩৪8 
সু তোমার জন্যে রা তোমার আমরা ওহী জিনিস সা আমরা অবশ্যই এবং শা ন 
প্রতি Ti যা নিয়ে নিতাম চাইতাম যদি 


7 


ছ& পেতে 
Lo LAA AND od 32 a 2 ৮১৫ 
৪9105 0506 4026 &1 ১৪ ০2 2 IOS LC 


ৰ a হল তার td tL কোন দিত শব 
gq অনুগ্রহ রব রহমত .কর্মবিধায়ক বিরুদ্ধে 
থা 2 2৫ ১৫ 2৫ নে 
জা 299 5 ৫ BY ডি ও 549 Sa Gd OS 
রুনা কুরআনের এই অনুরূপ তারা যে le একত্রিত হয় অবশ্যই ba 
আনবে র যদি 
| 22 NEE 1%? রি ১০৪5 ৩ ৪০৩ 12 7268 
৪০১৩৬ ৩3৫০ ৩৫ 59196 Cg নি 6৬6 2 5০ OF 
টি লোকদের আমরা বিশদ নিশ্চয়ই এবং সাহায্যকারী কারো তাদের হয় যাঁদও এবং ভার তারা আনতে 
রশ জন্যে বর্ণনা করেছি জন্যে pf । অনুরূপ পারবে - 
৮2 [9 ded ar রে হু + 2 রি 227 2% 
914 ২55 এ BY ০১৩) 25906 5৬৮ ৬8 ৩৫ 9116৬ 0৪ 
- দুফরী লোক অধিকাংশ তবুও উপমা প্রত্তক থেকে কুরআনের এই রর 
হিরোর র্যা 
টি 
রর OE ০820 ও ৩৪ (৫ 2 33% ৫৩ ৬ ০ 0 ৮ 
্ ভুমি থেকে আমাদের উৎসারত যতক্ষণ তোমার ঈমান আনব ক্ষণ তারা দর 


টা জন্যে করবেতুমি না উপর আমরা হা বদল । 


স্বর রকু-১০ (৮৫) এই লোকেরা তোমার নিকট ' রূহ" সম্পর্কে জিজ্ঞাসা করে। বলঃ এই "বূহ' আমার রবের হুকুমে এসে থাকে। কিন্ত্ত 
ছু তোমরা সঠিক জ্ঞানের কম অংশই পেয়েছ৩৮। (৮৬) আর হে মুহাম্মদ, আমরা চাইলে সেই সব কিছুই তোমার নিকট হতে কেড়ে ঘর 
সর নিতে পারি যা আমরা অহীর মাধ্যমে তোমাকে দান করেছি। অতঃপর তুমি আমাদের বিরুদ্ধে কোন সাহায্যকারী পাবেনা যেতা ষ্ট্র 
সর ফিরিয়ে দিতে পারে। (৮৭) এই যা কিছু তুমি পেয়েছ তোমার রবের একান্ত রহমতের ফলেই পেয়েছ। প্রকৃত কথা এই যে, তোমার ই 
ৰ প্রতি তার অনুগ্রহ বহু বিরাট। (৮৮) বলে দাও মানুষ ও জিন সকলে মিলেও যদি এই কুরআনের মত কোন জিনিস আনার চেষ্টা করে স্তর 
লি তবে তা আনতে পারবে না, তারা পরষ্পরের যত সাহায্যকারীই হোক না কেন। (৮৯) আমরা এই কোরআনে লোকদের জন্য ছু 
টু বিভিন্ন উপমা দিয়ে বিশাদভাবে বুঝিয়েছি কিন্তু অধিকাংশ লোকই কুফ্রীতেই দৃঢ় থাকল। (৯০) আর তারা বলল আমরা তোমার ছু 
সু কথা মানবই না যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের জন্য যমীনকে দীর্ণ করে একটি বর্ণা প্রবাহিত না করবে। | 
প্র (৩৮) সাধারণভাবে মনে করা হয় এখানে রুহ এর অর্থ প্রাণ। অর্থাৎ লোকে নবী করীম (সঃ) কে রূহ সম্পর্কে প্রশ্ন করেছিল যে এর ছ্ 
&ঁ প্রকৃত অবস্থা কি? এর উত্তর এই দেয়া হয়েছে যে, রুহ আল্লাহর নির্দেশেই আসে। কিন্তু বাক্যের পূর্বাপর ধারার প্রতি লক্ষ্য করলে স্ন 
সর পরিক্ষার রূপে বুঝা যায় যে, এখানে রূহ এর অর্থ নবুয়্যতের প্রাণ-শক্তি বা অহী। এবং সুরা নহলের ২য় আয়াতে, সূরা মু ' মেনের ৫ম ষ্ট্র 
ঘর আয়াতে, সূরা শুরার ৫২নং আয়াতে এই কথাই বলা হয়েছে। প্রাচীন বোজর্গদের মধ্যে ইবনে আব্বাস, কাতাদা ও হাসান বসরী টন 
সু রোঃ)ও এই ব্যাখ্যা গ্রহণ করেছেন। রুহুল মা’ আনীর গ্রন্থকার হাসান কাতাদাও এই উক্তি উদ্ধত করেছেন যে, রুহ এর অর্থ ছু 
BB জিবরাঈল (আঃ)। আসলে প্রশ্ন ছিল জিবরাঈল কিরূপে অবতীর্ণ হয়? এবং কিভাবে নবী করীমের (সঃ) অন্তরে প্রত্যাদেশবানী নিক্ষিপ্ত স্তর 
ছু হয়? নু 


গু জর হত Die 108 তর হতে ভর হত তি EE চা রাতে চায়ে হে চু ES যা জারা রও রাজা হা চর চা হর [ ও রে [রে মা জা চু টি 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৫০ পারা-১৫ 


শররজহলাা হা EE জি লভাত 


৩25 ৩5 5 BES কি 5 ০৩2৪৫ Sf OS Sf 


হি তার ভিতর রাহ উর খেজুরের ৯44 
প্রবাহিত করবে বাগান জন্যে 


Ev EE টি ৫৫৮ রি Ca হি 
8৩:67 3 UGE I ০০৪ (৫৮৪০ 


LA ea ed Ge 
করে উপর করেছ ফেলাবে 


আসবে 
2 ৬ এ ৬৪ ৩ ES এ 
৪250 09 . ৩8 5১৮০ 3 27 ৯০৪৩৬ ৫955 2 


জি বে বিলে মে ন ঘর El 


ig 


৬ 


ও 
ৰ 
< 8 


ud Ss 


TR ৪. ৩ 12 2 ৫2 টি TL ৬০ 
৪1 5) Te 4 5 OEE OS lr ss 0%৩ 2 ৩৩ 
না 


মানুষ এছাড়া আমি হলাম নই আমর পবিত্র. বল তা আমরা একখানা আমাদের নাযিল 


শির NA রি 8২ ৯৯৫ 6৫ 5 ৫৮৮৫ চিত ৩ 
৪205 87৭13 ৫৪ 3 0০৫25 4 (281 ৫ ঠিও তা 
সু ফেরেশতারা পৃথিবীর মধ্যে হত যদি বল তি জন আল্লাহ গা তারা যে 
থু (এমন) বলেছিল , 


82১06 0৩4৮6৬৫৮০68 19৩ উরি, yh ৫ 


Ze 
৬ 
৮৮০ 
১, 
bd 
17 
NS 
ডং 
গে" 
5৪৯ 
ৃ পন 
Al NN 
ফি 
৬ \ 
€)% 
৬. 
৬ 
Lea 
Hh 5৩২ tale 1২8৩২ 1 


- (৯১) কিংবা তোমার জন্য খেজুর ও আংগুরের একটি বাগান রচিত না হবে, আর তুমি তাতে ঝর্ণাধারা প্রবাহিত করে না দিবে। (৯২) 
স্ব অথবা তুমি আকাশমন্ডলীকে টুকরা টুকরা করে আমাদের উপর আপতিত না করবে যেমন তুমি দাবী করছ। কিংবা আল্লাহ ও | 
ছু ফেরেশতাগণকে আমাদের সামনা সমনি নিয়ে আসবে। (৯৩) অথবা তোমার জন্য স্বর্নের একখানা ঘর নির্মিত হবে। কিংবা তুমি সক 
ষ্টু আসমানের উপর আরোহণ করবে। আর তোমার এই আরোহণকে আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের উপর এমন | 
[ন একখানি লিপি অবতরণ না করাবে যা আমরা পড়ব। হে মুহাম্মদ, তাদের বল পাক ও পবিত্র আমার রব। আমি একজন পয়গাম- তু 
ত্র বাহক মানুষ ছাড়া আর কিছু নই? 

টু রুকু-১১ (৯৪) লোকদের সামনে যখনই হেদায়াত এসেছে, তখনই তার প্রতি ঈমান আনা হতে তাদেরকে কোন জিনিসেই স্তর 
টু বিরত রাখেনি; বিরত রেখেছে শুধু তাদের এই কথাটি যে, আল্লাহ কি মানুষকে নবী রসূল বানিয়ে পাঠিয়েছেন? (৯৫) তাদেরকে বল সু 
দু যমীনে যদি ফেরেশতাগণ নিশ্চিন্তে চলাফেরা করত তা হলে আমরা অবশ্যই কোন ফেরেশতাদেরই তাদের জন্য পয়গম্বর বানিয়ে স্ব 
সু পাঠাতাম। (৯৬) হে মুহাম্মদ! তদেরকে বল যে, আমার ও তোমাদের মাঝে শুধু এক আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। তিনি তার বান্দাদের সু 
স্তর অবস্থা সম্পর্কে সম্যক অবহিত রয়েছেন; আর তিনি সবকিছুই দেখছেন। | | 
Ll | | 


ভি চয় ভার চর: হযে মায় চাং ঢায (ডর হজ রা জয়ে ভার টার হও ডট জজ সদর তের তয় ময় রো মান! চর: চার 7 হার হর মারা রর ময় রা [টি 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৫১ পারা-১৫ 
“জজ হে আর জে তর হে তর হে জে তর জে ওতে হে চে আর রয় তে আজ U2 আজ জজ জরে NY 
৯৯79 2 প্র সর্প 225 UTA) 2% EAA 22+? পা A 24 2 আতা র্ত 
১7১১১ 205০৬ ৩ LS ০১৪৪ 02 45520 2 এ) ১৪৫ ৩০ 5 
তাকে ছাড়া অভিভাবক তাদের তুমি অতঃপর পথভ্রষ্ট যাকে এবং সঠিক পথ অতঃপর আল্লাহ হেদায়াত যাকে এবং 


দেন 
১০৫ 2 


| ডি জন্যে পাবে কক্ষণ না করেন রি প্রাপ্ত সেই 

০% AE ৫ ১ ৫ ৮ ১-৮ ৯ || পা le LE ESCA 
826৮৪১১০৭৫০ $5 (০০৯৯5 0 2422 ৯০০ £ 
B জাহান্নাম তাদের বধির ও বোবা ও অদ্ধ তাদের মুখ উপর কিয়ামতের দিনে তাদেরকে আমরা এবং 
- আবাস স্থল অবস্থায় অবস্থায় অবস্থায় গুলোর সমবেত করব 
| 


ৰ জপ 1 1 ১ PA) 
AIA Von! 1! ES EY KT 222% ZZ 4 Le g2 / 222, ৪৫ ৪ 
“LL 205 152 ৮৪৬ 51> 5 56 12s (৮৪৯2 ১৯ 

তারা এবং আমাদের অস্বীকার একারণে তাদের এটাই আগুন তাদের আমরা স্তিমিত য 


ধু বলছে নির্দশনাদিকে করেছে যেতারা প্রতিফল বাড়িয়ে দেব হবে 


| পপ অর্পণ পণ রি 5১০ ০০৫৯০০পর্দ 1 রি নাঃ 
৪152 1৮ 2910৬ BE 02৮ UG ৪6 $ ৬৬৬ Fy 


টু যে তারা না কি নতুন সৃষ্টিতে অবশ্যই নিশ্চয়ই কি চূর্ণ-বিচর্ণ ও আহ্ি আমরা কি 


নং 


চ 


সু লক্ষকরে রা ত হব আমরা (সার) হব যখন 
E224 ৮1৮4 LAL ARG DAME 4 RAE 82 ANA ৯ বি AR 
8: 025 1565 GES ETE SGI om EL Gh Lit 
তাদের হ্িরকরে এবং তাদের সৃষ্টি যে উপর সক্ষম পৃথিবীকে ও আকাশ সৃষ্টি (তিনি) আল্লাহ গ্ 


|] জন্যে রেখেছেন অনুরূপ করবেন (নন কি) SD AT i 


4 30124 2 এ এ DEL পা 01৮) 8 328 ৩০৫ এ রবে 
০৮০১৮ Al বি OF ৭, ০১ I ৮০৫৯ 2১ ») "১৫ ৪ 
প্র ভাভার অধিকারী তোমরা যদি বল কুফুরী ব্যতীত যালিমরা তবুও তার কোন নাই নির্দিষ্ট 
22 And 42 / পর ১৪ সচিন es ০০৮ ছু 
নে তবে 2৮2 2 ১ হি A Nd 
8 OFF ০০৯ ০৫ 5 ১08১ KIS 2১১19 0225) শর 
প্র বড়ই কৃপন মানুষ £ হল এবং খরচ হওয়ার ভয়ে তোমরা অবশ্যহ তাহলে আর্মার রহমতের রত 
ধরে রাখতে রবের রি 
(৯৭) আল্লাহ যাকে হেদায়াত দেন সেই হেদায়াত পেয়ে থাকে । আর যাদেরকে তিনি গোমরাহীতে ফেলেন সেই ধরনের লোকদের 
জন্য তুমি আল্লাহকে ছাড়া আর কাউকে সাহায্যকারী ও সমর্থক পেতে পার না। এই লোকদেরকে আমি কিয়ামতের দিন উল্টো মুখে 
মু টেনে আনব- অন্ধ, বোবা ও বধির অবস্থায়; তাদের শেষ পরিণতি হবে জাহাম্নাম। যখনই তার আগুন নিস্তেজ হয়ে আসবে আমারা 
সু তাকে তাদের জন্যে আরও তেজস্বী করে দেব। (৯৮) এ তাদের এই কাজের প্রতিফল যে, তারা আমাদের আয়াত সমূহ অমান্য 
করেছে। আর বলেছেঃ 'আমরা যখন শুধু হাড় ও চূর্ণ বিচরণ হয়ে মাটিতে পরিণত হয়ে যাব তখন কি নতুন করে আমাদেরকে সৃষ্টি রে সন 
উঠিয়ে দাড় করিয়ে দেয়া হবে ? (৯৯) তারা কি এতটুকু কথা বুঝল না যে, যে আল্লাহ আসমান ও যমীন সৃষ্টি করেছেন তিনি তাদেরই সী 
Bl মত সকলকে সৃষ্টি করার শক্তি রাখেন? তিনি এদের হাশর করার জন্য একটা সময় নির্দিষ্ট করে রেখেছেন, যা নিশ্চিত- অবধারিত! 
সুর কিন্ত যালেম লোকেরা বার বারই তা অস্বীকার ও অমান্য করতে থাকবে। (১০০) হে মুহাম্মদ! তাদেরকে বল, আমার আল্লাহর 
রহমতের ভান্ডার যদি কোন রকমে তোমাদের করায়তু হত তা হলে তোমরা খরচ হয়ে যাওয়ার ভয়ে তা অবশ্যই আটক করে রাখতে। 


বান্তবিকই মানুষ বড়ই সংকীর্ণ আত্মার হয়ে রয়েছেও৯। 
(৩৯) মককার মোশরেকরা যে মনস্তাত্বিক কারণে নবী করীমের (সঃ) নবুয়ত অস্বীকার করতো তার মধ্যে এক বিশেষ কারণ ছিল- 


প্র তাকে নবী বলে মেনে নিলে তার শ্রেষ্টত ও মর্যাদাকে স্বীকার করে নিত হয়। কিন্তু নিজেদের সমসাময়িক বা নিজেদের চোখে দেখা 
সী কোন ব্যক্তির শ্রেষ্ঠত মানুষ স্বতাবতঃ সহজে স্বীকার করতে চায় না। এজন্যে বলা হচ্ছে যারা এতদুর কৃপন যে কারুর প্রকৃত মর্যদা 
স্বীকার করতে তাদের অন্তর কুষ্ঠাবোধ করে, যদি আল্লাহ নিজের রহমতের ভান্ডারের চাবী কোথাও তাদের সোপর্দ করে দিতেন তবে রী 
টুর তারা কাউকেই একটি কপর্দকও দিত না। (৪০) এই নয়টি নিদর্শনের বিবরণ সূরা আরাফের ১৭নং আয়াতের পরে কিছু দুর এ" 


এবং সূরা নমলে ১২নং আয়াতে বিস্তারিত ভাবে এসেছে। 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৫২ পারা-১৫ 


দন 
৪0165 ৮৮৩ 3) ০2৮০ 02 ০6 2৯ উঠ শি ৩০৬ CS এ ১৪ 
ন তখন তাদের কাছে যখন ইসরাঈলকে বনী তাহলে সুস্পষ্ট শির্দশন নয়টি ফুঁসাকে আমরা নিশ্চই এবং 
বলেছিল সে এসেছিল জিজ্ঞাসা কর দিয়েছিলাম 


৮৪ 


শু পি নি ANZ 2233 3/7 | 22) 208824 2% 22/2, coll 
৪৮৮১৩ O51 6০৮১০ 91/০-2২৭৯৪ ৬১৮৭৯ ৪) ০১৪০৪ 
ম্রঅন্যকেউ) নাযিল না ত্ার্ম নিশ্চয়ই সে যাদুগ্রন্ত হে তোমাকে অবশ্যই নিশ্চয়ই ফরআউন তাকে 
প্রি এসব করেছেন জেনেছ বলেছিল মুসা, আমি মনেকরি আমি চিতা i 
2222 9১৩৬) টি 5 রা ১৪) ৮ ১7) ৫ Br 
89155 52) SET 0) 3 B22 5 ৩১৮৩। ৫৫ YE 
(খ্বংসক্ত) হে তোমাকে অবশ্যই নিশ্চয়ই এবং জ্ঞানগর্ভ পৃথিবীর ও আকাশ রব 


হতভাগ্য ফিরআউন যনেকরি আমি আমি (নিদর্শনাদি) রে - 

29 Fa ২1৮5০ 2৮ 9128৫ *৩৫ 6252৮ রা OY 
8 50 4 2 3 AG 5০9 62 ১৬1 IG 
Hl আমরা এবং সকলকে তার যারা এবং তাকে অতঃপর দেশ থেকে তাদেরকে যে অতঃপর 
সু বলেছিলাম সাথে (ছিল) আমরা ডুবিয়ে ছিলাম উচ্ছেদ করবে সে চাইল রী 


B 2 ৮৮৮৬ 4 ৮৮৮ শীট এ 4০৫৭ > পাঠ শর্ত ৩ mor 2/ ৮১ | 
2৬৯ 3333 632 2৬1 ০291158৫5০০ (৮৬০ ৩০ ॥ 
তোমাদেরকে আখেরাতের প্রতিশ্রুতি আসবে অতঃপর যমীনে তোমরা ইসরাঈলের জন্যে তারপর 
[A ৪৮৮ ৫৮117 / ১৫ রী by AAA রুহ রা ৮. ৫১ সু 
£ 08০ 9 22 ডি 2৮66 GG 5 UH উচু 5 ৩৬৪৪ 
ও নাযিল সত্য এবং তা আমরা সত্য এবং সমবেত স্ 
০0055 দা 97575 A Al টার 
১০৪৫১৮114৫৫ ৫ al Hd Gu Ad তপতি ৮৫ Hi AL? 44৫ 
০৮55৩: 5 ৬৫ 35 ANTE 6988) ৮555 CF SOLS 
দ্র (ক্রমশঃ) তা আমরা এবং অল্প- উপর লোকদের নিকট রী টু 
প্র অবতরণ অবতীর্ণ করেছি অল্প করে তুমি পাঠকর খন্ডখন্ড করেছি কুরআন হিসেবে সর 
i রুকু- ১২ (১০১) আমরা মূসাকে নয়টি নিদর্শন দান করেছিলাম, যা সুস্পষ্ট ও প্রকটরূপে পরিলক্ষিত হয়েছিল8০। এখন তোমরা 
টু ডং বনী ইসরাঈলের নিকটই জিজ্ঞাসা করে দেখ, যখন সে তাদের সামনে আসল তখন ফেরাউন এই বলেছিল নাকি যে, হে মূসা, 
রী আমি মনে করি যে, তুমি অবশ্যই একজন জাদুগ্রন্থ ব্যক্তি। (১০২) মূসা এর জবাবে বললঃ “তুমি ভালোভাবেই জান যে, এই জ্ঞান- 
গর্ভ নিদর্শন সমূহ আসমান-যমীনের প্রভূ ছাড়া আর কেউ নাযিল করেনি৪১। আর আমার ধারণা এই যে, হে ফেরাউন, তুমি অবশ্যই 
তর একজন হতভাগ্য ব্যক্তি।'(১০৩) শেষ পর্যন্ত ফেরাউন ইচছা করল যে, মূসা ও বনী-ইসলাঈলকে মুলোৎপাটিত করে ফেলবে। বিস্ত 
মু আরা তাকে এবং তার সংগী-সাথীদেরকে একত্রে নিমজ্জিত করে ফেললাম। (১০৪) এবং অতঃপর বনী-ইসরাঈলকে বললামঃ 
রি এখন তোমরা যমীনে বসবাস কর। পরে যখন পরকালের ওয়াদা পূরণের সময় এসে পূর্ণ হবে তখন আমরা সকলকে একত্রে এনে | 
টি উপস্থিত করব। (১০৫) এই কুরআনকে আমরা সত্যতার সাথে নাযিল করেছি এবং সত্যসহ নাযিল হয়েছে। আর হে মুহাম্মদ, 
সর তোমাকে আমরা কেবলমাত্র এই কাজ ছাড়া অন্য কিছুর জন্যই পাঠাইনি যে, (যে মেনে নিবে তাকে) সুসংবাদ দিবে, আর (যে না | 
্ মানবে তাকে) সাবধান ও হুশিয়ার করে দিবে। (১০৬) আর এই কুরআনকে আমরা অল্প অল্প করে নাধিল করেছি। যেন তুমি থেকে 
টী থেকে তা লোকদেরকে শুনাও আর তাকে আমরা (অবস্থা মত) ক্রমশঃ নাযিল করেছি। g 
(৪০) এই নয়টি নিদর্শনের বিবরণ সূরা আরাফের ১৭নং আয়াতের পরে কিছু দুর পর্যন্ত এবং সূরা নমলে ১২নং আয়াতে বিস্তারিতভাবে 
এসেছে। (8১) এ কথা হযরত মূসা (আঃ) এই কারণে বলেছিলেন যে- একটি দেশের সমগ্র অঞ্চলে দুভিক্ষ দেখা দেয়া অথবা লক্ষ 
লক্ষ বর্গমাইল ব্যাপী এলাকায় এক মহা বিপদ রূপে সর্বত্র ব্যাঙের আবির্ভাব হওয়া অথবা সমগ্র দেশের খাদ্যশস্যের গুদামসমূহে ঘুন 
লেগে যাওয়া এবং এই প্রকারে ব্যপাক বিপদাপদ কখনো কোন যাদুকরের যাদুতে বা কোন মানবীয় শক্তির বলে সংঘটিত হতে পারে 
ভর ন’! যাদুকরেরা মাত্র একটি সীমাবদ্ধ জায়গায় একটি সমাবেশে চোখ যাদুগ্রহ করে তাদের কিছু অত ক্রিয়া-কাড দেখাতে পারে দু 


লী এবং তাও প্রকৃত সত্য ব্যাপার ঘটে না, দৃষ্টিশক্তি প্রতারিত রত হয় মাত্র। 
He ভে 1 তি হজ পির 2৪ ও ৪ ভু উজ ভাতে ছয় সত হাহ 29 চিজ উল টি চয় যা গর ও উল সাত £55 হজ হলে উরে ছার রাজ 13 


সূরা বনী ইসরাঈল-১৭ ১৫৩ পারা-১৫ 
ভর mn হা হে রা হার রা তে রাজ হর রর জে GES“ রর রা চা ভার ইউ 


| 

MEE CTRL 2G) 22 ১৫ 222 
৪৩2 BL ASCE malin CLO &) ৮5 Sf 3 Bal 08 
Hr রা i 

করা যখন এর পূর্বে জ্ঞান দেয়া যাদের নিশ্চয়ই তোমার না বা এর ঈমান বল 
হয়েছে ঈমান আন উ 
প্র ১৮ ৮2 রা [৮৫৫1 ৩০ NAG EAE ৮ $250) bE ১০১০ 
৪৩৩১ OF ৩] ১) ১০৭০১5501৩৩ 95১১৬ ০5১৪৭ Geen 
্ুপ্রতিশ্রতি হবে নিশ্চয়ই আর্মীদের পবিত্র তারাবলে এবং সিজদা চবুক সমূহের তারা পড়ে তাদের স্ 
EO” UL ০১০৮ এল এ 25৫ এ ১১ (০১১৪৬ 29৯/৯৫৮ ১৪) 
ঘর বল বিনয় অবস্থা তাদের বৃদ্ধিকরে ও তারা কাদতে (সিজদায়) চিবুক তারা পড়ে এবং অবশ্যই আমাদের ছু 
(নিবিড় আনুগত্য) থাকে সমূহের উপর যায় কার্যকরী র 
এ ৫ ৯১০ 2১৫ Bd 222 ৫16৫৮ চিত] রানে এ 
শি (5০০ 2558) 465 1৮৩৪ Cfo ls এ 201 1559 রর 
রশ এ উত্তম নাম সমূহ অতঃপর ভোমরা যেই রহমান তোমরা বা আল্লাহ তোমরা ॥ 
তার আছে ডাক (নামেই) ডাক ডাক 

পর. 082 হরি প্র Ls 0 ১৫ a + Se 2s ছু 
৪০০০০] ৩১0০ ০১১০০৫৮2৩1১ ৩9 ০৪৩৬৩ ৯ ১ ০১৭০৫ B 

সব বল এবং মধ্যবতী এঁর মাঝে তালাশ এবং তাতে খুব নীচু না এবং তোমার খুবউচু 
রাহ পথ কর স্বর করো নামাজে বর করো 

৫ 2292 ছি 605 রর > ৩৫ ৫ 2৮৮৮ % ৬ 24 2.৬ J 
13 AG ০৬১১ 56 SH ৩৬৪৪ Cul 
EB এবং বাদশাহীর মধ্যে কোন তার আছে না আর পুত্রসন্তান গ্রহণকরেন না যান আল্লাহর 
্ অংশীদার জন্যে জন্যে দু 
H 22 C24, 2244 ws 47215: “SG স্তর 
- ORES ৬১ ৪৬১) 02 এ SOS 
LB (পূর্ণভাবে) তার মহাত্ম এবং (এমন কোন) থেকে কোন তার আছে না বব 
| | মহাত্ম ঘোষণা কর দুর্বলতা অভিভাবক জন্যে (প্রয়োজন 


(১০৭) হে মুহাম্মদ, এই লোকদেরকে বল যে, তোমরা একে মেনে নাও বা না নাও,যে সব লোককে ইতিপূর্বে ইলম দেয়া হয়েছে, 
তাদেরকে যখন এ শুনানো হয় তখন তারা নতমুখে সিজদায় পড়ে যায়। (১০৮) আর বলে উঠেঃ ' পবিত্র আমাদের রব, তাঁর ও 
অবশ্যই পূর্ণ হবে: । (১০৯) আর তারা কাদতে কাদতে নত মুখে (সিজদায়) পড়ে যায়, আর তাদের নিবিড় আনুগত্য আরও বৃদ্ধি 

(সিজদা) (১১০) হে নবী! এই লোকদের বল, "আল্লাহ বলে ডাক, কি রহমান বলে- যে নামেই ডাক না কেন, তার জন্য সব 
ভালো নামই নির্দিষ্ট'৪২। আর নিজেদের নামায না খুব উচ্চস্বরে পড়বে আর না খুব নিন্ম স্বরে। এই দুই ধরনের মধ্যবর্তী মাত্রার 

অবলম্বন কর। ৪৩। (১১১) আর বল $ সব প্রশংসা আল্লাহর যিনি না কাউকে পুত্র বানিয়েছেন, না বাদশাহীর ব্যাপারে কেউ তার 
রয়েছে৷ আর না তিনি দুর্বল অক্ষম যে, কেউ তীর পৃষ্ঠপোষক হবে। আর তার শ্রেষ্ঠ বর্ণনা কর- পূর্ণমাত্রার শ্রষঠত। i 


El (8২) মক্কার মোশরেকরা আপত্তি তুলেছিল-* সৃষ্টিকর্তার জন্যে আল্লাহ নাম তো আমরা শুনেছি কিন্তু এ ' রহমান‘ নামটি তুমি কোথা সুর 
স্তর থেকে পেলে? এখানে তাদের এই আপত্তির জবাব দেয়া হয়েছে। আল্লাহতা ‘আলার জন্যে তাদের মধ্যে এ নাম প্রচলিত ছিল না, তাই 
| তারা এ নাম শুনে নাসিকা কুঞ্চিত করতো। (৪৩) হযরত ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন- মক্কাতে যখন রসূলুল্লাহ (সঃ) বা তার সর 
সু সাহাবারা নামায পড়ার সময় উচ্চস্বরে কুরআন মজীদ পাঠ করতেন তখন কাফেররা শোর-গোল শুরু করতো ও বহু সময় অবাধে 
EB গালি-গালাজ দিতে আরন্ত করতো। এজন্যে এই আদেশ দেয়া হয় যে এতটা উচ্চস্বরে কুরআন পাঠ করো না যাতে তা শুনে কাফেররা 
সু ভিড় করে বসে, আর না এতটা আস্তে পড় যে তোমাদের নিজেদের সাথীরাও শুনতে না পায়। এ নির্দেশ মাত্র সেই সময়কার অবস্থার সর 
সনু জন্যে ছিল। মদীনাতে যখন অবস্থার পরিবর্তন হলো, তখন এ নির্দেশ আর বহাল ছিল না। অবশ্য যদি কোন সময় মুসলমানদের | 
ঢু মক্কার ন্যায় অনুরূপ অবস্থার সম্মুখিন হতে হয়, তবে তাদের এই নির্দেশ অনুযায়ী আমল করা উচিত হবে। শ 
হু ny os রর জা হর হার চা ভয় হাতে রে হতে রাজ ছা হাতা ছে ঢা হাত জা ছে ভার হজের আর ভরা হতো হা হাতা রাজা হয সা টি 


সুরা আল-কাহাফ -১৮ ১৫৪ পারা-১৫ 


Cm হার রা ভরা রাজ ভা হি যে 2 হে হা রর যে জে 0 ভারা হার রো হয ঢা তা BRE RX রে চা চর হারা EEE রাতে রো জা উট 
টু 
gl সূরা আল-কাহাফ টু 


প্র এ সূরার নাম গ্রহণ করা হয়েছে সূরাটির প্রথম রুকুর নবম আয়াত হতে। আয়াতটি এই 4৮১ ৫৬২৮০০ 
i (59580 -এরূপ নামকরনের তাৎপর্য হল, এ সেই সূরা যাতে কাহাফ শব্দটি আছে বা কাহাফের অধিবাসীদের কথা এসেছে। - 
- নাযিল হওয়ার সময়-কাল ন 
এখান হতে সেই সব সূরা শুরু হল যা মক্কী জীবনের তৃতীয় অধ্যায়ে নাযিল হয়েছে। মক্ধী জীবনকে আমরা চারটি বড় বড় অধ্যায়ে দু 
প্র বিভক্ত করেছি। সূরা আল আনআম এর ভূমিকায় তা বিস্তারিতভাবে বলা হয়েছে। মক্কী জীবনের তৃতীয় অধ্যায় প্রায় ৫ম নববী 
সনের প্রথম হতে শুরু হয়ে প্রায় ১০ ম নববী সন পর্যন্ত চলে। অন্যান্য অধ্যায়ের তুলনায় এ অধ্যায়ের বিশেষ বৈশিষ্ট্য এই যে, সে 
ত্র সব অধ্যয়ে কুরাইশরা নবী করীম (সঃ) ও তীর দাওয়াত,আন্দোলন এবং জামাআতকে দমন করার উদ্দেশ্যে বেশীর ভাগই হাসি, 
ঠাট্টা -বিদ্রুপ, প্রশ্ন -আপত্তি, অভিযোগ, দোষারোপ, ভয় প্রদর্শন, প্রলোভন ও বিরুদ্ধ প্রচার-প্রোপাগান্ডার ওপরই নির্ভর করত। কিন্তু I 
" এই তৃতীয় অধ্যায়ে তারা যুলুম, নির্যাতন ,মারপিট ও অর্থনৈতিক চাপের অন্তরকে পূর্ণ শক্তিতে প্রয়োগ করেছে। এমন কি মুসলমানদের ঘন 
বিরাট সংখ্যাক লোক এ চাপে অতিষ্ঠ হয়ে দেশত্যাগ করে আবিসিনিয়ায় হিজরত করতে বাধ্য হন। অবশিষ্ট মুসলমানকে এবং | 
রশ তাদের সংগে স্বয়ং নবীকরীম (সঃ) ও তীর পরিবারের লোকদেরকে আবুতালেব পর্বত-গুহায় অন্তরীণ করে তাদের পূর্ণ মাত্রায় নু 
সামাজিক ও অর্থনেতিক বয়কটে নিক্ষেপ করা হয় ।তথাপি এ অধ্যায়ে দুজন মহান ব্যক্তি -আবুতালেব ও উম্মুল মুমেনীন হযরত সু 
্ খাদীজা (রাঃ) -এমন ছিলেন যে, তাদের ব্যক্তিগত প্রভাব- প্রতিপত্তির কারণে কুরাইশের দুটি বড় পরিবার নবী করীম (সঃ)- এর | 
পৃষ্ঠপোষকতা করছিল। নবুয়্যতের ১০ম বছরে এ দুজনের জীবন-প্রদীপ নিভে যাওয়ার ফলে এ অধ্যায়টি শেষ হয়ে যায়। অতঃপর সু 
চতুর্থ অধ্যায় সূচিত হয়। এ অধ্যায়ে মুসলমানদের জন্যে মক্কার জীবন দুঃসহ করে তোলা হয়। এমন কি, শেষ পর্যন্ত নবী করীম 
সুর (সঃ) সহ সকল মুসলমানই মক্কা ত্যাগ করে চলে যেতে বাধ্য হন। সূরা কাহাফ এ আলোচিত বিষয়াদি সম্পর্কে চিন্তা- ভাবনা করলে দু 
মনে হয়, এ সুরাটি হয়ত এই তৃতীয় অধ্যায়ের মূলে নাযিল হয়েছিল ।এ সময় কাফেরদের অত্যাচার, যুলুম-নিষ্পেষণ ও বিরুদ্ধতা সত 
তীব্র ও প্রচন্ত রূপ লাভ করেছিল বটে কিন্ত তখনো আবেসিনিয়ায় হিজরত করার ঘটনা সংঘটিত হয়নি। এ সময় যেসব মুসলমানকে সু 
নির্যাতনে উৎ্পীড়তি করে করে তোলা হয়েছিল, তাদের আসহাবে কাহাফের কাহিনী শুনানো হল, যেন তাদের সাহস বৃদ্ধি পায় সন 
্ এবং পূর্বেকার ঈমানদার লোকেরা নিজেদের ঈমান বাচাবার জন্যে ইতপির্বে কি সব উপায় অবলম্বন করেছিলেন তা যেন তারা দু 
1 জানতে পারেন। শ 
নু আলোচ্য বিষয় ও মূল বক্তব্য নু 
দ্র এই সূরাটি মক্কার মোশরেকদের তিনটি প্রশ্নের জবাবে নাযিল হয়েছে। প্রশ্ন তিনটি তারা করেছিল নবী করীম (সঃ)-কে পরীক্ষা স্ব 
সরু করার উদ্দেশ্যে- আহলি-কিতাব লোকদের পরামর্শ ্রমে। প্রশ্ন তিনটি এইঃ আসহাবে কাহাফ ছিল কারা ? খিযির বিষয়ক ঘটনার 
সরু তাৎপর্য কি? এবং যুল-কারনাইনের কাহিনীই বা কি? মূলতঃ এই তিনটি কাহিনী খৃষ্টান ও ইয়াহুদীদের ইতিহাসের সাথে সম্পৃক্ত। ঘ্ 
| হেজাযের লোকদের মধ্যে এসব কাহিনীর কোন প্রচলন ছিল না। এ কারণে আহলি-কিতাবের লোকেরা পরীক্ষার উদ্দেশ্য এ তিনটি ছু 
| ঘটনাকেই বাছাই করে নিয়েছিল। বাস্তবিকই হযরত মুহাম্মদ (সঃ) এর নিকট গায়েবী ইলমের কোন সূত্র ও উপায় আছে কিনা তা সর 
সুর প্রকাশ করে দেয়াই ছিল এরর মূল লক্ষ্য। কিন্তু আল্লাহতা আলা নবী করীম (সঃ) এর জবানীতে এ তিনটি প্রশ্নের উত্তর দান করিয়ে স্ 
সর ক্ষান্ত হননি, তাদের নিজেদেরই উত্থাপিত এ তিনটি কাহিনীকে তৎকালে মক্কায় কুফর ও ইসলামের পারস্পরিক দ্বন্দের দিক দিয়ে স্ন 
স্তর যেরূপ পরিস্থিতি বিরাজ করছিল তার ওপর যথাযথভাবে প্রয়োগও করে দিলেন। [1 
স্তর ১। আসহাবে কাহাফ সম্পর্কে বলা হল যে, তারা সেই তওহীদেই বিশ্বাসী ছিল যার দাওয়াত এই কুরআন পেশ করছে। তাদের অবস্থা ঘন 
স্তর তখনকার সময়ে ঠিক এরূপই ছিল যেমন বর্তমানে মক্কার এই মুষ্টিমেয় মুসলমানদের অবস্থা। আর তাদের সময়কার জাতির অবস্থাও স্তর 
সর বর্তমানের কুরাইশ কাফেরদের অবস্থা ও আচরণের সাথে হুবহু মিলে যায় ।এ কাহিনী হতে ঈমানদার লোকদেরকে যথেষ্ট শিক্ষা দান ছু 
| করা হয়েছে। সে শিক্ষা ছিল এই যে, কুফরী শক্তির দাপট যদি প্রবল ও প্রচন্ড হয়ে পড়ে এবং অত্যাচারীদের সমাজে মুসলমানদের স্ন 
| জীবন যদি অতিষ্ট হয়ে পড়ে তবুও বাতিলের সামনে মাথা নত করে দেয়া তাদের জন্যে কিছুতেই উচিত হতে পারে না। বরং একমাত্র সু 
সরু আল্লাহর ওপর ভরসা করে দেশ হতে বের হয়ে যাওয়াই কর্তব্য। এ প্রসংগে মন্কার কাফেরদেরকে বলা হয়েছে যে,আসহাবে সর 
| কাহাফের কাহিনী পরকাল বিশ্বাসের সত্যতার এক উজ্জ্বল ও অকাট্য প্রমাণ-বিশেষ। আললাহতাআলা যেভাবে আসহাবে কাহাফকে | 
সর এক দীর্ঘকাল পর্যন্ত মৃত্যুর মহানিদ্রায় নিমজ্জিত রাখার পরও পুনরুজ্জীবিত করে তুলেছেন, অনুরূপভাবে মৃত্যুর পরে পুনরায় | 
সর জীবনদানও তার কুদরতে কিছুমাত্র অসম্ভব নয়- অথচ তোমরা তাকেই অস্বীকারও অমান্য-করছ। Hl 
ছুই হজ হও তে ভার রাত রা ভাত রা হার OVO রা হার হা রাজ EEE হার হা হর হের চা SOE জর ঢা জর চো হারে জা on on টি 


সুরা আল-কাহাফ -১৯ ১৫৫ পারা-১৫ 
€ প্রঃ হাঃ চারা রা রা রা হে হতো হর রত চে চর রা রা রা জার চার চা চর রা রে ভা রা রে চার রা রে রর OE OE ON 
| ২। আসহাফে কাহাফের কাহিনীর সূত্র ধরে -মক্কার সরদার ও সচছল লোকেরা নিজেদের লোকালয়ের ক্ষুদ্র ও নওমুসলিম পল 
স্তর জামাআতের লোকদের ওপর যে সব অমানুষিক অত্যাচার ও যুলুম করত.লাঞ্কিত ও অপমানিত করত- সে সম্পর্কিত কথাবার্তা ছ্ 
সর এসুরায় শুরু করা হয়েছে। এ প্রসংগে একদিকে নবী করীম (সঃ) কে নির্দেশ দেয়া হল যে, এই যালেমদের সঙ্গে কোনরূপ সমঝোতা স্ক 
সর করা যায় না, আর নিজেদের গরীব সংগী-সাথীদের বিরুদ্ধে এই বড়লোকদের কোন গুরুতৃও আদে স্বীকার করা যাবে না। অপর সক 
প্র দিকে এই প্রধান লোকদেরকে নসীহত করা হয়েছে; বলা হয়েছে, তোমাদের এই কয়েক দিনের আয়েশ- আরামের জীবন লাভ করে স্ন 
প্র আনন্দ-আহাদে মেতে যেও না। বরং পরকালের চিরন্তন ও অক্ষয় কল্যাণ পেতে চেষ্টা করা তোমাদের কর্তব্য। 
.৩। এ আলোচনা প্রসংগেই খিষির ও হযরত মূসা (আঃ) -এর কাহিনী এমনভাবে শুনানো হয়েছে যে, তাতে কাফেরদের প্রশ্নগুলির সু 
| জবাবও হয়ে গেছে আর মুমিন লোকদের জন্যে তাতে সান্তনার সামগ্রীও রয়েছে। এই কাহিনীর মাধ্যমে আসলে যে শিক্ষা দান বরা স্বর 
E হয়েছে তা এই যে, আল্লাহতাআলার এই বিশাল কারখানা যে সব কল্যাণমূলক ব্যবস্থাপনার ভিত্তিতে চলছে, তা যেহেতু তোমাদের ছু 
[| চেখের অন্তরালে রয়েছে- এ কারণেই তোমরা কথায় কথায় বিসুয় প্রকাশ করছ। তোমাদের মনে প্রশ্ন জাগে এ কেন হল, এ কি হয়ে স্্ 
সুর গেল! এতো বড়ো খারাব হয়ে গেল! অথচ এই আড়ালটি যদি দূরীভূত করে দেয়া হয়, তাহলে তোমরা জানতে ও বুঝতে পার যে, সক 
সরু এখানে যা কিছ. হচেছ তা ঠিকই হচ্ছে, আর বাহ্যতঃ তোমরা যে সব খারাবী দেখতে পাও, তাও শেষ পর্যন্ত কোন না কোন 
সর কল্যাণময় সুফলের জন্যে হচ্ছে। || 
স্তর ৪। অতঃপর যুল- কারনাইনের কাহিনী পেশ করা হয়েছে৷ এ কাহিনীতে প্রশ্নকারীদেরকে এ শিক্ষা দেয়া হয়েছে যে, তোমরা তো টু 
পুর সামান্য সামান্য মাতব্বরী লাভ করেই গর্বে এতদূর ফুলে-ফেপে বসেছে, অথচ যুল-কারনাইন এত বড় শাসক, দিগ্বিজয়ী ও এতসব 
সর বিরাট উপায়-উপাদানের অধিকারী হয়েও নিজের প্রকৃত অবস্থাকে কখনোই ভুলে যায়নি এবং নিজের আল্লাহর সামনে সর্বদাই মাথা সর 
সর নত করে রয়েছে। তোমরা তোমাদের সামান্য সামান্য ঘর-বাড়ী ও বাগ-বাগীচার বসন্ত-টাকচিক্যকে চিরন্তন ও অক্ষয় মনে করে সরি 
সর বসেছ। কিন্তু যুল-কারনাইন দুনিয়ার সর্বাধিক সুরক্ষিত প্রাচীর নির্মান করেও মনে করত যে, আসল ভরসা করার যোগ্য আল্লাহ -এ স্্ 
সুর প্রাচীর নয়। আল্লাহর মজী যতদিন থাকবে ততদিন এ প্রাচীর দুশমনদের প্রতিরোধ করতে থাকবে, আর যখন তার মী অন্য রকম || 
ঘ কিছু হবে তখন এ প্রাচীরেও ফাটল ও ছিদ্র ছাড়া আর কিছু দেখা যাবে না। এভাবে কাফেরদের পরীক্ষামূলক প্রশ্মগুলিকে তাদেরই সর 
| প্রতি উল্টে দেবার পর উপসংহারে শুরুর কথা গুলো আবার শুনানো হল। অর্থাৎ তওহীদ ও পরকাল নিঃসন্দেহে সত্য; তোমাদের সব 
সর কল্যাণ এতেই নিহিত যে, তোমরা তাকে সত্য বলে মেনে নেবে। এই অনুসারে নিজেদের সংশোধন করে নেবে। আর রবের দরবারে ঘন 
সর নিজেদেরকে জবাবদিহী করতে বাধ্য মনে করে দুনিয়ার জীবন- যাপন করবে। এরূপ না করলে তোমাদের নিজেদেরই জীবন বিনষ্ট ছু 
Bl হবে এবং তোমাদের সবকিছু কৃতকর্ম নিষ্ফল ও বরবাদ হয়ে যাবে। 
হাদীসের বর্ণনা সমূহে বলা হয়েছে যে, দ্বিতীয় প্রশ্নটি ছিল রুহ সম্পর্কে সূরা বনী ইসলাঈলের ১০ম রুকুতে এর জবাব দেয়া 
প্র হয়েছে। কিন্তু সূরা কাহাফ ও সূরা বনী-ইসরাঈল নাযিল হওয়ার সময়ে কয়েক বছরের পার্থক্য রয়েছে। আর সূরা কাহাফে দুটির 
| পরিবর্তে তিনটি কাহিনী বর্নিত হয়েছে। এ কারণে আমরা মনে করি, দ্বিতীয় প্রশ্নটি রুহ সম্পর্কে নয়, মূলতঃ তা ছিল খিযির 
ঘুর সম্পর্কে। কুরআনেই এমন কিছু ইংগিত রয়েছে যা হতে আমাদের এ ধারনার সমর্থন পাওয়া যায়। 


PLL রা রা রা ভার রাজ রাজা হর হারা রর [হা জজ 
ভর হা mn mm mn হা জে ভর জায় জা হা হা হর হা চা যা ঢা ভা চু হতে 


সূরা আল-কাহাফ -১৮ ১৫৬ পারা-১৫ 
টব বি 


হিসি ASA AOSD রসি পিট MEDD SE ONENESS EEE EEN N EEE E হবিটি পিট আট 


fl গাজ at ৮ র্‌ শে 
- i ৮ ৫ ভে? Ll 82 he ৫ £ - 
ee টি 75588 মক্কী, SIH . সি চি কু E 
3 
| EE) 0 জেতার ah ? 
ছু? অতীব মেহেরবান _ অশেষ দয়াবান_ আল্লাহর নামে (শুরু করছি) ER 
2 ME ১. 
/৫ ৯৮১ EA তত A272 পপ ২ ২ 2৩৫3৫ 
65 2 US 50 ৮১৫4 0935৩ Bh এ ই 
ছু দূঃভাবে কোন তাতে রাখেননাই এবং এই রী উপর নাযিল 5 


ু্খতিঠিত বক্রতা কিতাব বান্দার না 
| 


| 
8 GLE 0290 Csi ES 5 BUY D2 1S এ 4৫ ৫ ji 


রী 2 রত টি i 
« 425৫ 1 ১১৯৫ 3 ৫ 80৮৮৫ | গর্ব 
8 5501 548 $ঠ16৫ 35 255৬ DELLA ৮৫ তা ১4৮ 
সতি়ররে। সতর্ক এবং চিরকাল তার 7 উত্তম কর্মফল তাদের টা নেকা সমূহে 
যারা করে মধ্যে জন্যেআছে 
টির এ 6৯) AG 2 ও রি রী 414৮ 
৪০১ ১৪৭ ৯. এ চা GOS 201 OSS - 
সাংঘাতিক তাদের না এবং জ্ঞান কোন oD তাদের নাই El গ্রহণ বলে 
I পুরুষদের কাছে (আছে) সৰ্ম্পকে কাছে করেছেন E 
৫1৮2% VY 6044 ৩৬ ৮১৫০৫ ১ 2 24 ৩ ৮৪2৫, % ৫12 
০ ১1৫) 2৫ এ (656৬5 JOR 01 + gal ০? - 
তোমার তবে এ তারা না তাদের থেকে বের হয় কথা 
প্রাণ চর তুমি সম্ভবতঃ ব্যতীত বলে, মুখগুলোর 
nes ৫ ৬ ১ ৬৬12 © ৮05 
পার পপ জি রা তত 
ঘ্ুড যা আমরা নিশ্চয়ই দুঃখে কথার ya 0 না যাদ তাদের পশ্চাতে স্তর 
আছে) বানিয়েছি আমরা 
- (আছে) টাটা + 424 2% Eo ১৫ 
- 2 ৩12 রা 2220 
নু a Et তার শোভা যমীনের লু 


মধ্যে কে পরীক্ষা করি আমরা জন্যে 
কব ১ (১) সমন্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি নিজের বান্দার উপর এই কিতাব নাধিল করেছেন এবং তাতে কোনরূপ বক্রুতার 
ভু অবকাশ রাখেন নি। (২) এ সত্য, অকাট্য ও সরল দৃঢ়কথা বলার কিতাব। যেন তা লোকদেরকে আল্লাহর কঠিন আযাব সম্পর্কে 
পা এবং ঈমান গ্রহণ করে যারা নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য উত্তম কর্মফল রয়েছে। 
৩) যাতে তারা চিরদিন বসবাস স্রবে। (৪) আর সেই লোকদেরকে তয় প্রদর্শন করে যারা বলে যে, আল্লাহতা' আলা কাউকে পুন সু 
পে গ্রহণ করেছেন। (৫) এ কথা না তারা জানে আর না তাদের বাপ-দাদাদের জানা ছিল। খুব সাংঘাতিক কথা -যা তাদের মুখ ু 
দ্র হতে বের হয়। আসলে তারা নিছক মিথ্যা কথাই বলে। (৬) তবে হে মুহাম্মদ, সম্ভবতঃ তুমি তাদের জন্য দুঃখের আঘাতে নিজের সর 
সর জীবনটাকেই বিনাশ করবে, যদি এরা এই বিষয়ের প্রতি ঈমন না আনে। (৭) আসল কথা হল, যমীনে এই যা কিছু সাজ-সরঞ্জাম - 
রয়েছে তাকে আমরা ফলের অলংকার বানিয়ে দিয়েছি, যেন এই লোকদের পরীক্ষা করেত পারি যে, ত ভাদের মধ্য উত্তম আমলকারী দু 
লোক কারা। 


গু রর রা রা জার যার ঢা রা জা রা রে হারে হা রা জজ রে জা জা রে রা ছে হা জে ছা রে জর জজ চি 


সূরা আল-কাহাফ -১৮ ১৫৭ পারা-১৫ 
ও ক ও জি ৰ যা লা যে লা শা লা 


1 Tou 8৯৮2 O34 Ne GL ০92৩ 22 প 
গুহার অধিবাসীরা যে চা উদ্ভিদ শূন্য মৃত্তিকা তার যা অবশাই নিই ক 


র্‌ BAS পে A FF) A ডি bi ae রর || 
A a2 তি তি রর ও পালা হি বৃ এ ৬৬ 
uBR ০801 41 828) গো 8০৬ ৪1 ৫১ ৬ el 25 
তারা তখন গুহায় যুবকরা ভি যখন আশ্চর্য আমাদের শে রাকীমের ও দ্র 
সর বলেছিল জনক নিদর্শনগুলোর থেকে ] 


525০1652455 86 5 Kas US Cs | রি 


গু ৬ ৫2 kd 
রো ee শি 2৮ $12০ ৫৮5 ৫৯৪৪৩ ও ০99 হী 
শ যেন তাদেরআমরা এরপর কয়েক বছর গুহার মধ্যে তাদের উপর 
্ হী টি রর টস 22d EBL BETA বা i 
৪৮০০০ তর ৩০৩ ০01৩ 1৯7 ৯. ৬০৬ 22১9০] 
প্রি সঠিকভাবে তাদের তোমার বর্ণনা আমরা সময় তারা অবস্থান যর্ট হসাবকরে দুহদলের ই 
Ll BA কাছে করছি দক ভি - 


ছু 2 he ০992৬ টন ঠা 

৪০৪5৬ ৬০১ $8 5৫৩১ ৯৪১১) 2 gen Gal EB ৪18 
তাদের Eases এবং হেদায়াত ১ এবং তাদের নে যুবক নিশ্চয়ই 

1: রবের উপর এনেছিল, (ছিল, আন 


HSCS 0 ০2১৭ £ 5৮240 7 3% হু 
- তাকে ছাড়া আমরা কক্ষণ র্সীনের এবং? আসমান রা রর তারা তখন তারা ই 
ডাকব না সমূহের রব বলেছিল  দাড়িয়েছিল সত 


প্র রে 

AAI 2322 ৩৫ ) 
০৬৮5 1 ওঠ ৩৩ ৪ 
উর বীর রি ৪ ৯ 
(৮) শেষ পর্যন্ত এই সবকিছুকে আমরা একটি প্রস্তরময় মরুভূমিতে পরিণত করে দেব। (৯) তুমি কি মনে কর যে, গুহাবাসী ও রাকীম 


৯ লোকের আমাদের কোন বড় সর দূতের ম্যে ছিল? (১০) যখন তারা কয়েকজন যুবক গুহায় অর গহ 
করেছিল এবং তারা বলেছিল ' হে আমাদের রব আমাদেরকে তোমার বিশেষ রহমত দিয়ে ধন্য কর এবং আমাদের সমস্ত ব্যাপারটি সুষু 
রও সঠিকরূপে গড়ে দাও '। (১১) তখন আমরা তাদেরকে সেই গুহায়ই সান্তনা দিয়ে কয়েক বৎসরের জন্যে গভীর নিদ্রায় বিভোর করে 
দিয়েছিলাম। (১২) পরে আমরা তাদেরকে জাগ্রত করেদিলাম যেন দেখতে পারি তাদের দুই দুলের মধ্যে কারা নিজেদের অবস্থান 
ছী কালের সঠিক হিসাব করতে পারে। La 
সর কুকু- ২ (১৩) আমরা তাদের প্রকৃত কাহিনী তোমাকে শুনাচ্ছি। তারা ছিল কয়েকজন যুবক। তারা তাদের রবের প্রতি ঈমান 
লী দন ডোজরিমান করছি (১৪) আমরা তাদের দিলকে তখন মজবুত বনে 

| 


ন দিয়েছিলাম যখন তারা উঠেছিল এবং তারা ঘোষণা করেছিল, আমাদের রবতো শুধু তিনিই যিনি আসমান ও যমীনের রব। আমরা 


তাকে ত্যাগ করে অন্য কোন মাবুদকে মেনে নিব না। আমরা যদি সেরূপ করি তাহলে এক গর্হিত কথাই বলা হবে। 
পির তরল পরে স্মারক লিসি লাগানোর 
হয়েছিল।(২) বিভিন্ন বর্ণনা থেকে মনে হয়, এ তরুণেরা প্রাথমিক যুগের ঈসা (আঃ) এর অনুসারীদের মধ্যে ছিল এবং তারা রোমের 
রী অধীনত ছিল- সে সময় যে রাষ্ট্র মোশরেক-পহ্থী ছিল ও তওহীদ-পহ্ীদের ভীষণ শত্র ছিল। i 


Ch mn IE mE an un SE Sn 5 Ee DN SEA SD Be এশশি SDS HE ME Eos te 2 on G0 NE SN UN ME 


(7 ৫ 


এ 


> 


সু 


সূরা আল-কাহাফ -১৮ ১৫৮ পারা-১৫ 
সির নারদ তারানা কারার 
1৭ 2 ৫৫) (৫ 25 65৪ 
9 ০5৩ 2 ৮%)12535 ox BUSS UL PY) 
তদের ০৫ না কেন রঃ তাকে ছাড়া গ্রহণ করেছে চির এসব - 
- উপর আনে রা 


৫ as ১ 55০42) 01৫55531954 ১১৬ 


তাদের তোমরা যখন এবং মিথ্যা আল্লাহর উপর ১ ৮ Bl অতঃ ৩ ৃ 
নি রি 2758 
15555 3 29) ২ EIA) % 2) $) 0১৩৩ ৩ 58 
পর ভর আল্লাহর ছাড়া | যাদেদ এব 
LEA EX 7 {ads 7 Hl 
19) ০515 $ be ১9066)2 টা Hs ee (৮592 oH 
সরে যায় উদয় হয় যখন তুমি এবং ফলপ্রসূ ৮৪০ তোমাদের ডো এবং 
- দেখবে 5 জন্যে করেদেবেন [| 
ঠ এ পা শার্ট 2 Fe 2 » ‘>/ ছু 
নু ॥ ৮১? ১ ০০৩৯1৩০৪2১৯ ৩৪০12) 5 51 ৩1১ AS UF 
সু তারা এবং বাম পাশ দিয়ে তাদেরেতা অন্ত যখন এবং” ডান পাশ দিয়ে তাদের থেকে | 
i অতিক্রম করে রর গুত্বা |) 
/ = L চা 1) ১ রাতে 5৬ Ee 2৬ 
॥ 55282 58 2) ৬৩ 82 dhl 98. 0 ৫১৮৮ IRON 
সরু এবং সঠিক অতঃপর আল্লাহ চির যাকে আল্লাহর নিদর্শনাদির মধ্য এটা তা থেকে sls মধ্যে 
নু পথ প্রাপ্ত সেই ঢা চত্বরের " 
EX Eo) 24 
: 65 ৬৫ £ ও SOUS ৬1 
তু নর HE ~ তুমি ৩১ পথ ভ্ৰষ্ট HB 
i (পথ প্রদর্শক) (অভিভাবক) জন্যে পাবে কক্ষণনা করেন " 


সুর (১৫) (অতঃপর তারা পরষ্পরে বলল) এই আমাদের জাতির লোকেরা তো তাকে অর্থাৎ আল্লাহকে পরিত্যাগ করে অন্যকে ইলাহ 
পের বানিয়ে নিয়েছে। এই লোকেরা তাদের মাবুদ হবার সমর্থনে কোন সুস্পষ্ট দলীল-প্রমাণ পেশ করে না কেন? অতঃপর সেই ব্যক্তির সু 
সু অপেক্ষা অধিক বড় যালেম আর কে হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা কথা আরোপ করে? (১৬) এখন যখন তোমরা তাদের ও ্ 
টু তাদের মা'বুদদের হতে সম্পর্ক ছিন্ন করে নিয়েছ তখন অমুক গুহায় গিয়ে আশ্রায় গ্রহণ কর। তোমাদের রব তোমাদের প্রতি নিজের সত 
ঘ্টরহমত ব্যাপক ও প্রশস্ত করে দেবেন এবং তোমাদের কাজের জন্য প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম যোগাড় করে দেবেন। (১৭) তুমি ছু 
ঘর তাদেরকে গুহার ভিতরে দেখতে পারতেও। তুমি দেখতে যে, সূর্য যখন উদয় হয় তখন তাদের গুহা ছেড়ে ডান দিক হতে উপরে উঠে | 
দ্র যায়। আর যখন অস্ত যায় তখন তাদের হতে আড়ালে থেকে বাম দিকে নেমে যায়। আর সেই লোকেরা তো গুহার অভ্যন্তরে এক স্ব 
সুর বিশাল জায়গায় পড়ে রয়েছে। বস্তুতঃ এ আল্লাহতাআলার নিদশর্নসমূহের অন্যতম। আল্লাহ যাকে হেদায়াত দেন সেই হেদায়াত ছু 
টু পেতে পারে, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোন ওলী-মুরশিদ পেতে পারো না। mB 


| নি না ০8০ মিটি ০ রি HEE EE 
সু (৩) মধ্যের এ ঘটনা এখানে উল্লেখ করা হয়নি যে তাদের পর্পরিক পরামর্শে স্থিরীকৃত সিদ্ধান্ত অনুসারে তারা প্স্তরাঘাতে মৃত্যু ছু 
ঘন বরণ বা ধর্ম ত্যাগে বাধ্য হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্যে শহর থেকে বের হয়ে পাবর্ত্য এলাকায় একটি গুহার মধ্যে গোপন সু 
সর আশ্রয় গ্রহণ করে। | 


খই জত রঃ জগ জে তর ভা চে রত তে হও ভাত জে হে রর হা হাতা চর আছ ও আত জজ ভাত EE হতো চর EN জা হাতা! Om রা OS 


সূরা আল-কাহাফ -১৯ ১৫৯ পারা-১৫ 
এ রা ITN Tr Pl 


- ৯15 ১৪205 $ $ ৪52) ০8 8 ৪৫ ০০ 


দঃ ERTS 2 তুমি তাদের 
মনেকরবে 


এ ৩2 ও 5 es টা 49 এর (ডে 


১ ৩ পি এ > গর্তের মুখে তার দুহাত প্রসারিত তাদের এবং বাম 
থেকে পিঠ ফিরাতে ডিএ দেখতে কারী কুকুর (ছিল) 


WZ, 2213, ডে নিন 21৬ 

৪0৫৮" 91790 ০8৬ ১১৫ 5962 Ge CALS £ 108 

শি তাদের 2 এভাবেই এবং ভীতি তাদের অবশ্যই এবং পট 
মাঝে জিজ্ঞেস করে চা থেকে সঞ্চার হত 


8375 ৫5 Hl vy 850৫8 
লি দলের, জে দিন করেছিলাম বলেছিল করেছিলে (দিন) থেকে কথক সু 


22251 ৫, ৭ রর BIS Ez এও ৫ CN ৫ 


তি অবস্থান করেছ 


নং 
Camm mf 


Le 


\ 
৬ 
সস 


PA 2 HE পর্ণ 9৩৬ EN CS CA 2 তে 21% 
2 54 ঢা, SL 12157 GE 
এবং  সেযেন এবং তাথেকে রক সু খাদ্য পবিত্রতম কোনটি তবেসে 
পু”. ২ 4, পু 
এন ১৮৮০ 2 ACA 1০৫ রি ৫ পু 
| ১৮৮ ls ও ০42 2 ৩১৯৯ SY 
না 


তোমাদের পাথর তোমাদের তারা এ টের পেতে 
মেরে হত্যাকরবে উপর টেরপায় সম্বন্ধে 
৮৮৫ টি 22 ও D222 
olf Bt AR 5 ১৪4 (3 5৩৬৪৪ 
কক্ষণও তাহলে তোমরা সফল কক্ষণ এবং তাদের মধ্যে তোমাদের 
হবে না দ্বীনের ফিরিয়ে আনবে | 
রুকু-৩ (১৮) তুমি তাদেরকে দেখে মনে করবে যে, তারা সজাগ রয়েছে। অথচ তারা নিদ্রিত অবস্থায় রয়েছে। আমরা তাদেরকে 
বামে পাশ বদলে দিচিছলাম, তাদের কুকুর গর্তের মুখে হন্ত প্রসারিত করে বসেছিল। তুমি যদি ভার ভিতরে তাকিয়ে দেখতে তা্টী 
পিছন দিকে সরে পালিয়ে যেতে। তাদের প্রতি দৃষ্টি নিক্ষেপে তোমার মনে ভয়ানক ভীতির সঞ্চার হত। (১৯) আর এরূপ বিস্ময়কর 
দরুনই আমরা তাদেরকে উঠিয়ে বসিয়ে দিলাম৪। যেন তারা পরস্পরের নিকট জিজ্ঞাসা বাদ করে। তাদের একজন জিজ্ঞাসা 
$ বল, এই অবস্থায় তোমরা কতদিন ছিলে?‘ অপরজন বলল, সম্ভবত পূর্ণ একটি দিন কিংবা তা হতেও কিছু কম সময 
৷ “পরে তারা (সকলে) বললঃ “তোমাদের রবই ভাল জানেন যে, এই অবস্থায় তোমরা কতকাল অতিবাহিত করেছ। এখন 
| তোমাদের কাউকে এই মুদ্রাটি দিয়ে শহরে পাঠিয়ে দিই। সে দেখবে সবচেয়ে পবিত্র খাবার কোথায় পাওয়া যায়। সেখান হতে সে 
খাবার নিয়ে আসবে। তাকে একটু সতর্কতার সাথে কাজ করতে হবে যেন তোমাদের এখানে বসবাসের কথা কেউ টের না পায়া রী 
(২০) তাদের নিকট তোমাদের সংবাদ যদি একবার প্রকাশ হয়ে পড়ে, তাহলে তারা তোমাদেরকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। 
অথবা জোরপূর্বক তাদের নিজেদের মিল্লাতে ফিরিয়ে নিবে। আর যদি তাই হয় তাহলে তোমরা কখনই কল্যাণ লাভ করতে পারব না৷ 
(৪) অর্থাৎ যে রূপ বিসুয়করভাবে তাদেরকে নিদ্রামগ্র করা হয়েছিল, এক সুদীর্ঘকাল পরে তাদের জেগে উঠা ছিল প্রকৃতির এক 
প.বিস্ময়কর অলৌকিক কান্ড। B 
সরা ভা হা LETITIA 


4 


সূরা আল-কাহাফ - -১৮ ১৬০ পারা-১৫ 
সরলা রায়ান রাগ 


I 20501 65 &৮ এ) ৫৩ ৫৫ Sd SN 


নং রা এও) এবং সত্য আল্লাহর ওয়াদা যে এভাবে এক দু 


E 

রিনি ৫৫ 2 ৩০৪ পত্র পণ এন ৪ বল ৮778 

25. ৮9512 ১1৮৬ | (৮৪০ ০১৯) ৩৭ ২) টি রা 

ছিটে সৌধ তাদের ভোমরা তারা তখন তাদের জলের রা পরপারে বন তার কোন 
উপর বানাও বলেছিল কাজে, মাঝে বির্তক করতেছিল যধ্যে 


3d 6% রণ > ঠর্টি রা 
পিএ দা ডি দু 2 
চটে কাজের হয়েছিল সম্বন্ধে জানেন 


০৫ ০28 232917 > 04 ৮৫1 পানা 
০552 25৮৪6 wel 445 CN kn 


৬ 

b 

bb 
১৬৫ 


অষ্টমটি তোদের সংখ্যা) (কথা) ) কুকুর Vl 


শট IE ও ৮838 9,848 555 বু 


অতএব তাদের জানে না ভাল জানেন 


বিতর্ক করোনা লোক ইতি 
নুন উন র সম্পর্কে ৷ লোক) দিলামহ। যেন লোকেরা জানতে পারে যে, উদ উল 


ত্য, আর কিয়ামতের নির্দিষ্ট সময় নিঃসন্দেহে এসে পৌছবে। (কিন্তু একটু ভেবে দেখ, এই যখন আসল চিন্তার বিষয় ছিল) তখন দু 
তারা পরম্পরে এই কথা নিয়ে বিতর্ক করতে ছিল যে, এই (গুহাবাসীদের সাথে) কি করা যাবে। কিছু লোক বললঃ ' এদের উপর একটি ধু 
প্রাচীর বা সৌধ দীড় করিয়ে দাও। এদের রবই এদের ব্যাপারটিকে ভালো জনেনও। কিন্তু যারা তাদের ব্যাপারে বিজয়ী কর্তৃতশীল 
ছিল তারা বলল আমরা তো এদের উপর একটি ইবাদত কেন্দ্র নির্মাণ করব৭'। (২২) কিছু লোক বলে, নব 
ছিল তাদের কুকুরটি। আর অপর কিছু লোক বলে, তারা ছিল পাঁচজন, আর যষ্ঠ ছিল তাদের কুকুর। এরা সকলেই আনুমানিক কথা 
্বলে। অপর কৃছি লোক বলে যে, এরা সাতজন ছিল, আর অষ্টম ছিল তাদের কুকুরটি ৮। বল, এরা প্রকৃতপক্ষে কতজন ছিল তা 
আমাদের বই ভালোভাবে জানেন: খুব কম লোকই তাদের সঠিক সংখ্যা জানে না।অতয়েব তুমি তাদের বিষয়ে বিতর্ক করো লা। 
(৫) অর্থাৎ যখন সে ক্রয়ের জন্য শহরের মধ্যে প্রবেশ করেছিল তখন সারা হয়ে | 
্ীোনুলিক রোম দীর্ঘকাল পূর্বেই ইসায়ী ধর্ম অবলস্থন করেছিল! ভাষা, সভ্যতা, সংস্কৃতি ও পোষাক প্রতিটি জিনিসের দিক দিয়ে সহলা 8 
| এক বিচিত্ৰ তামাসা বলে মনে হলো। এরপর যখন সে ব্যক্তি খাবার ক্রয় করার জন্যে পুরাতন কালের মুদ্রা বের করলো তখন তা দেখে মু 
সর দোকানদারের চোখ স্থির! যখন অনসুস্ধানে জানা গোলো যে এ ব্যক্তি সেই খৃষ্টান ধর্মাবলম্বীদেরই একজন যারা দৃশ বৎসর পূর্বে 
188২8: 
গেল এবং সরাসরি অফিসারদের সাথে সাধরণ লোকদের এক জনতা গুহায় উপস্থিত হল। এখন যখন ' আসহাবে কাহাফ (গুহাবাসীরা) 
জানতে পারলো যে তারা দু ' *শ বছর পর ঘুম থেকে জেগে উঠেছে তখন তারা নিজেদের খৃষ্টান ধর্ম ভাইদেরকে সালাম করে আবার 
সু ছেই গুহা-শয্যায় শয়ন করলো এবং তাদের প্রাণ পরজগতে প্রস্থান করলো! (৬) কথার ধরণ থেকে বুঝা যায় এ ঈসায়ী ধার্মিক 
[ব্যক্তিদের কথা ছিল। তাদের অভিমত ছিল গুহাবাসীরা যেভাবে গুহা মধ্যে শায়িত আছে সেই ভাবেই তাদের শায়িত থাকতে দেয়া 
হোক এবং গুহার মধ্যে প্রস্তরখন্ড স্থাপন করা হোক। তাদের প্রভু আল্লাহই উত্তম জানেন তারা কারা, তারা কিরুপ মর্যাদার মানুষ রী 
রিপার বগা (৭) এটা এই কারণে হয়েছিল যে, সে সময় খৃষ্টান ধর্মাবলম্বীদের মধ্যেও মোশরেকসুলভ চিন্তা-ধারণা 


পাশা অগা ১৭ SEES: Eu a হু EE জুড়ে ale oS 


৪52৭ 201৩০1৮2768, SES Sf Sub ঠা হও 


EB বলবে না এবং কাউকে তাদের মধ্য তাদের জিজ্ঞাসাকরবে না এবং সাধারন আলোচনা বত চু ট 


৬ 
Ne 

a ৬ 
NN 


৩1557168525] & ১৯২৪৫ ৩। ০ 


Fd 


(কথা) 
পপ ১ ছি 4৫ 


নর ৪ 

বি ৮ ১০ )১-৪)প2 > 5 
82359 ০ 15512) 5৩2 ৬৩ 245 ১9850 ie f 
Ws বল ily তারা এবং রি তহার মধ্যে সক 


বৃদ্ধিকরেছিল 
nk 20৮৭ ৩৮৮৫) ৩৪৪ 4 এ পু 
সু কতসুন্দর এবং তা কর্ত সুন্দর ও ইস শুকে এ পপ ন ভাল 
1 LTE SE জ্ঞান আছে করেছিল যা জানেন 


| 28 4 ১০৪৫ ৮৮ 
1 916 7৩ 5:05 39 553302 3 ৬ 
| তার কৃত 3 না এবং (অন্য) কোন তানছাড়া তাদের নাইস 
কাউকে তি অভিভাবক 
অতএব তুমি সাধারণ কথাবার্তার অধিক তাদের সংখ্যা সম্পর্কে লোকাদের সাথে বিতর্ক করো না, Li cat Aa Mar 
করো না। 
জারির রিল বালতি রিনা জা ওর 
আসলে কিছুই করতে পারো না) যদি তা আল্লাহ না চান। যদি ভুলবশতঃ মুখ হতে এরূপ কথা বের হয়ে পড়ে তবে সংগে সংগে তুমি 
সুরণ করো, জলা লাই যয পাছে সাকার হেত কযা কবর দিকে দানব পরা 
সু দেখাবেন। (২৫) আর তারা নিজেদের গুহায় তিনশত বৎসর অবস্থান করেছিল আর কিছু লোক (মীয়াদ গণনা করতে গিয়ে) আরো 
ঘlনয়টি বৎসর অতিরিক্ত গণনা করেছে। (২৬) তুমি বল, তাদের অবস্থানের সঠিক মীয়াদ আল্লাহতা+ আলা অধিক ভালো জানেন) 
ও যমীনের সব গোপন অবস্থা তারই জানা আছে। তিনি কত সুন্দরভাবে দেখেন, কত সুন্দর নির্ভুলভাবে তিনি শুনেন! যমীন 
ও আসমানের সব সৃষ্টির তত্ত্বাবধায়ক তিনি ছাড়া আর কেউ নেই। তিনি তীর রাজ্যশাসনে কাউকে শরীক করেন না। দু 
ও ৯১৮৯১১০৯৬১৯ সম্পর্কে হৃষ্টানদের মধ্যে নানান 
স্রকম অলীক গল্প কাহিনী ব্যাপক ভাবে প্রচলিত ছিল। এবং এ সম্পর্কে প্রমাণিত জ্ঞান সাধারণ লোকদের কাছে ছিল না। তা হলেও 
যেহেতু আল্লাহতা ‘ আলা তৃতীয় উক্তিটি রদ করেন নি সুতরাং এ অনুমান করা যেতে পারে যে সঠিক সংখ্যা সাতই ছিল।( ৯)অর্থাৎবন 
আসল জিনিস তাদের সংখ্যা নয়, আসল জিনিস হচ্ছে সেই শিক্ষা যা এই কাহিনী হতে লাভ করা যায়। (১০) পূর্বাপর কথার মাঝখানে 
উক্ত এ একটি বাক্য পূর্ববর্তী আয়াতের বিষয়বন্তুর সংগে সংগতি রেখে কথার পারপ্পর্যের মধ্যে তা এরশাদ করা হয়েছে। 
আয়াতে হেদায়াত করা হয়েছিল যে, আসহাবে কাহাফের সঠিক সংখ্যা আল্লাহতা * আলাই জানেন এবং এর সংখ্যা সম্পর্কে গবেষণার 
করা এক অনর্থক কাজ! এ বিষয়ে পরবর্তী কথা এরশাদ করে পৃবের্র কথার মাঝখানে বলা বাকা হিসাবে নবী করীম (সঃ) ও 
যুমিনদেরকে আর একটি হেদায়াত দান করা হয়েছে যে, তুমি কখনও দাবীকরে একথা বলোনা যে আমি ' আগামী কাল-অমুক কাজী 
স্ুকরবো '। তুমি নে কাজ করতে পারবে কি পারবে না তা তুমি জান না।( ১১) অর্থাৎ আসহাবে কাহাফের সংখ্যার মত তাদের অবহথান- 
সকাল সম্পর্কে লোকদের মধ্যে মতভেদ রয়েছে। কিন্তু এর অনুসন্ধান করা তোমার প্রয়োজন নেই। আল্লাহতা * আলাই জানেন তারা সেই 
অবস্থায় কতকাল ছিল। | | 
LITTLE TEE EET চা জা মার ভা চা ভা চর হর চা হয! জর জা চটি 
শব্দার্থে কুর-৪/২১-_ 


চি 
৬ 
সি 


রি 


সূরা আল-কাহাফ -১৮ ১৬২ পারা-১৫ 
রা ভা PE? ই রর B= 


রি 7৩৯১ 0১৩2 ৪৩৪০ 28S G2 =) Gi GOSH 
দু ক্ষণ এবং তার কথা পরির্বতনকারী নাই থেকে তোমার প্রতি যা a 
না গুলোর 


165; ০৮৮৩৩ ২০১৩৩ & 2০ UL 7৮229 (282৭ 19385 ৩৪ 


ছু তাদের ডাকে (তাদের) সাথে তোমার স্থিতিশীল এবং আশ্রয় স্থান “তান ছাড়া তা 


সিরা টিটি ডা ১৫ 2 2৬৬ পা) ৫ ৮12 - 
৪252) Uy ০৮৪৬ De ৬৩5০6 09৩3 GE) ১১৩৩৪ 
B শোভা” তুমি চাও তি না এবং তার তারা সন্ধ্যায় ও সকালে র 
এ সন্তুষ্টি চায় 

৫ > 24 কু ডি 
2১৯১ 75512 পু £5 CE 0৫ FB 53৩0 Bais 
প্রি তাদের অনুসরণ এবং আর্মাদের খৈকে তার আমরা গাফেল (তাঁর) আনুগত্য না এবং দুনিয়ার জীবনের 


৪ 02825? ১ ৩5 $) ০$ 29066 $/2 66 ৫৪ 


সুএবং অতঃপর ইচ্ছে অতএব তোমার পক্ষ্য (এসেছে) বল এবং সীমা লংঘন তার কাজ হয়েছে এবং দু 


| বাত যে রবের হতে, সত্য মূলক শ 
হু? ৪ ৮ ECT 50 95965 386; ৫ ৬০ 
এবং তার চাদোয়া তাদেরকে পরিবেষ্টন জাহান্নামের জালেমদের আমরা প্রস্তুত নিশ্চয়ই ঃপর মু 
- ন্যায় শিখা তে আগুন জন্যে করে রেখেছি আমরা A ES) - 
ৰ A 2 1১ 282 এ 
৪০১৩1014550 ৩৪৬ 5s BEY si Cin 
সর অতিশয় এবং পানীয় কত নিক্ষ্ট  ষুখ ভেজে যেমন পানি রি ভারা যদি 
- খারাব সমূহকে দেব তেলের গাদ দেয়া হবে পানিয় চায় - 
হি ক তে ০১০টি 
i OU 
|! আশ্রয় হল 


চু (২৭) হে নবী, তোমার আল্লাহর কিতাব হতে যা কিছু তোমার প্রতি অহী হিসেবে নাযিল করা হয়েছে তা (ঠিক ঠিকভাবে) শুনিয়ে দাও 
সুতার বলা কথার রদবদল করার অধিকার কারো নেই। (আর তুমি যদি কারো খাতিরে তাতে রদবদল কর তাহলে) তার হতে বেচে 
ঘ্লুপালাবার জন্য কোন আশ্রয়ই তুমি পাবে না। (২৮) আর তোমার দিলকে সেই লোকদের সংস্পর্শে স্থিতিশীল রাখো যারা নিজেদের 
[টব বের সন্তুষ্ট লাভের সন্ধানী হয়ে সকাল ও সন্ধ্যায় তাকে ডাকে। আর তাদের হতে কক্ষণই অন্যদিকে দৃষ্ঠি ফিরিয়ে নিয়ো না! তুমি কিন্তু 
দুনিয়ার চাকচিক্য ও জীক-জমক পছন্দ কর? এমন কোন ব্যক্তির আনুগত্য করো না১২, যার দিলকে আমরা আমার সুরণ-শৃণ্য করে 
দিয়েছি এবং যে লোক নিজের নফসের খাহেশের অনুসরণ করে চলার নীতি গ্রহণ করেছে, আর যার কর্মনীতি সীমা লংঘনমূলক। (২৯) 
ঘন” বলে দাও, এই মহাসত্য এসেছে তোমার রবের নিকট হতে। এখন যার ইচ্ছা মেনে নিবে, আর যার ইচ্ছা অমান্য বা অস্বীকারষ্তর 
টু করবে। আমরা (অমান্যকারী) যালেমদের জন্য আগুনের ব্যবস্থা করে রেখেছি ,যার লেলিহান শিখা তাদেরকে পরিবেষ্ঠন করে নিয়েছে স্ব 
ছ্ুসেখানে তারা যদি পানি চায় তাহলে এমন পানি তাদেরকে পরিবেশণ করা হবে যা তেলের গাদের মত হবে এবং তাদের মুখ-মন্ডলল্টু 
দ্ভাজা-ভাজা করে দেবে! এ অত্যান্ত নিকৃষ্ট পানীয়, আর অতিশয় খারাব আশ্রয়স্থল। ্ 


২২২২০ 
সু (১২) অর্থাৎ তার কথা যেনো না, তার সামনে নত হয়ো না, তার মতলব পূর্ণ করোনা এবং তার কথামত চলো না। এখানে এতা ' আতর 
ম রআনুগতয) শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। [| 
Wh ies হা ও জজ আঃ চর ভে চা! রা চর ও CNG আও ঢায ভর হজ ছা TE EN EEN রর চাও চু টি HO চার EE ভিজা ES জা চটি 


সূরা আল-কাহাফ -১৮ ১৬৩ পারা-১৫ 


শি টা En Ee Ee রজত রা হা জা bal 
2 el পাপা #2 ডিক 
৩৯১০০ ০ ৩ তা ভি ৭ 01 1১৮৮21৮5০2৩ 618 
৪ কাজ ভালকরে যে কমফল হি না নিশ্চয়ই নেকী সমূহের কাজ ও ঈমান যারা লই 
AEX Ed ০৪০, চ17 2 > ১৫. 2 রে শ- 
5 তা ৪৮০ LE UID ৬৩৬৬ ৬৬ ৫, =’ 
সি তাদের গহনা 7 ঝর্ণা: তার থেকে প্র্নাহিত স্থায়ী জান্নাত তাদের এসব ছু 
শী চলর সমূহ পাদদেশ হয় সমূহ জন্যে রয়েছে লোক টু 
old 2) PS 3a es IIAP < শে A 
৬৬ w ৪ ৮1৮৬ =) হ্‌ A A 4 শু EB 
1 Gn) 3 Oj 930৯ ০5 ৪ ১৮৯১ 5০ ০১৬০ ০০৪ 
গরু মোটা ও মিহি সবুজ Bc ও সোনার দিয়ে কংকন - 
EB রেশমের রেশরমর টা 


a yl OE ৩৫১০ 35014) ০ ১১৪54 ১ lH 


সর পেশ কর এবং REL Ghd তার তেসাদয়ে পন 


TER ভাত পপ ০৬ Ge oof 


ছী দুটিকে আমরা ও আংগুর সমূহের দুই বাগান তাদের দুজনের আমরা দুব্যাত্তর একটি তাদের 


বেন করেছিলাম একজনকে দিয়েছিলাম টা জন্যে ঢু 
4 11 AL AAS ৮৮৮৫ 24 
2 GH 2 | ots ৬252 ৬৬৯ রবের টি ৮৩৫ 
- তার ফল দিত উভয় শষ্য ক্ষেত্র উভয়ের মাঝে আমরা এবং ডি" 
গা দিয়ে 
HANS 5% ৫4 রা ৫47৫ ৫ 9; ৫৪1 , 2G ৮/১% 2,20 2 22248 
৬ (প্রচুর) তাতে এক্‌ টি তাদের দুটির আমরা এবং কিছু জর কম করে নাইস 
সেবলল মুনাফা ফাকে ফাকে প্রবাহিত করল 
রী ৮৫৫ £71 ৫12৫৫ ৮৫ ১ 2 রে (20৪ 
- 5192) ১৮ $30 Sis 1 ৮ চঠু 4৯০০ 


(১৩) প্রাচীনকালের বাদশাহর স্ব্ণময় কংকন পরিধান করভো- বেহেন্তবাসীদের পোষাকরূপে এ জিনিসের উল্লেখ করার অর্থ হচ্ছে ঘন 
বেহেশতে তাদের রাজকীয় পোষাক পরিধান করানো হবে। একজন কাফের ও ফাসেক বাদশাহ সেখানে হীন ও লাঞ্চিত হবে এবং 
সু একজন মুমিন ও সতব্যক্তি সেখানে বাদশাহী শান-শওকাতে অবস্থান করবে। [" 


Nh আও ne রা হা রা জা ছা জা যর রে BEE EN ON জা EN EA হা HE হে) হযে আর EXE মে চা SO হজে জা রাজ জাতে En চি 


সুরা আল-কাহাফ -১৮ ১৬৪ পারা-১৫ 
4টি রাজ রর হা জা জের ENE হা রে হা ভোর চারা চা হার হা হয হিতে রা রা রাজ রা OE জর! OE 20 তে রা রা ই 
রহ + 1 3 244 [7 রত 2 


2০৭৩৪ তত ৮৫ ৮ (ক পু নু 
1০১ ৩2৮ 01 CBT 666 নি শি 22 85৫05 58 
সে এ 
ছিল 


E এই ধবংস যে আমি না সেবলল তার জুলমকারী তার প্রবেশ এবগু 
E (পদ) হবে মনেকরি -নিজের উপর 07707 করল ' 
24 CCA ANE পা 5 ৫৮ 18410 4৫ Ld 
১৬৩৯৭ By! ৬১৯১ ৬৮ SAS HUN ৬৮ ড FONE 
“sl অবশ্যই আমার দিকে আমি প্রত্যা-অবশ্যই এবং প্রাতাষ্ভত কিয়ামত আমি না এবং কখনো শ্ব 
আমি পাব রবের বর্তিতহই যদি হবে মনেকরি ্ 


I. ৫ পট এপ পা পে ডি রও পাতি পা ৫5 টি 2 (£22 1/24 
৪৩ ০০০ 2৮১৩ 2 54৯৩০ পর 0০ ৩৫৫০ 98 
| (এসত্তা)কে তুমি অস্বীকার তারসাথে সে এবং তারসাথী তাকে বলল প্রত্যার্বতণ তাদের 
সর যিনি করছকি আলোচনা করেছিল 


প্র“. (9 । ৬ - ৫ ৬প প্রত TAA ১৫ 

৯১ ৩১০৩৯৩৯০০১৭ পি ৫2৮৮ ৩৫ শি ও 
মানুষে 

| | { আমি বলি) সম্পূর্ণ করেছেন 


AAG A পাতলা পা হ mo ৩ তে ৮০৩ পুতি 2, 5 
র LS ১ Ny 591৩৩1 G7 এ 

সর তোমার তুমি প্রবেশে যখন না কেন এবং কাউকে আমার রবের 
সু উদ্যানে করতেছিলে সাথে 
পু পর পন পা 


৫1: 62১1 555 Ole LET ra নও 


E: 


$\N 
৬ 
১ 


পরি ৮ পল ৰ 


রর bh ALAN ৫ পা ৩০৮৫ ৪ ba চিট 
Lad Ld AE রা ৫ রঃ ৮৮ 32 

7 OWS ie Feed 5৩০ ০৪ Cos ৩০৩৪ 

i উদ্ভিদশূন্য মাটি হয়েযাবে অতঃপর আকাশ থেকে বিপর্যয় তার উপর সু 

(টিজার রা নে তাভেলা 

৩৫। অতঃপর সে তার বাগানে প্রবেশ করল আর নিজের উপর নিজে যালেম হয়ে মনে মনে বলতে লাগলঃ আমি মনে করি না যে, 


i এই সম্পদ কোন দিন ধূংস হয়ে যাবে। ৩৬। আর আমার এও আশা নেই যে, কিয়ামতের নির্দিষ্ট মুহুর্ত কখনো আসবে। তা সতেও | 
যদি কখনো আমাকে আমার রবের সামনে উপস্থিত করা হয়ই তাহলে সেখানেও আমি এ অপেক্ষাও অধিক সম্মানের স্থান লাভ | 
করব। ৩৭। তার (প্রতিবেশী) সাথী কথা প্রসংগে তাকে বললঃ ' তুমি কি অস্বীকার করছ সেই মহান আল্লাহকে যিনি তোমাকে মাটি ধু 
হতে আর শুন্রকীট হতে পয়দা করেছেন, আর তোমাকে এক পূর্ণাংগ দেহ -সম্পন্ন মানুষ করে দাড় করিয়ে দিলেন? ৩৮। .... তার মু 
পর আমার কথা? আমার রবতো সেই আল্লাহই আর আমি তার সাথে কাউকে শরীক করি না। ৩৯। আর তুমি যখন বাগানে প্রবেশ 
করছিলে তখন তোমার মুখ হতে এ কথা বের হল না কেন যে, আল্লাহ্‌ যা চেয়েছেন তা হয়েছে। আল্লাহ ছাড়া আর কারো কোন শক্তি | ূ 
নেই১৪। যদি তুমি আমাকে ধশ-বল ও লোক-বলে তোমার অপেক্ষা ছোট দেখতে পাও। ৪০। তাহলে অসম্ভব নয় যে, আমার রব সী 
আমাকে তোমার বাগান অপেক্ষা উত্তম জিনিস দান করবেন। আর তোমার বাগানের উপর আসমান হতে কোন বিপদ পাঠিয়ে ঁ 
রি দিবেন যার ফলে ভা শুণ্য ময়দানে পরিণত হয়ে যাবে; রর 


রি (5) অর্থাৎ আল্লাহ যা চাল তই হবে। আমার ও অন্য কারোই কোন শক্তি লেইা আমাদের যদি কোন ক্ষমতা চলে তবে ভ আলাহরই রর 


রী দেয়া তওফীক ও সাহায্য দিয়ে চলে। - 


সহ রঃ রা রঃ জর রা রর হে চা রা হারা ঢায রা রা ঢায হা রা রা ডা চা যে চারা ঢা ঢায চা হার চা ভরে চাচা হয়া টে 


পাপ এপ ze ১ ০ রব পাস] ন 2% 2 234 রণ 3 
roles Esl 20Gb 4 Abs LAS EUS Fg IN 
ফলেসে তার ফল (বিপর্যয়ে) এবং তালাশ তাকে তুমি সক্ষম অতঃপর শুষ্ক তারপানি হয়েযাবে অথবা 
হারের (2235 নাট রে টা 242৫7 Hs ১৫৫০০ এ" 
০5 ৮ 9 Be 25 ৫৪ ETC ৬ 
টিটি BG € কাটি চার হা I 
22 2 শিপ রর hr TL ESD ME 
nS SS 4 +o 67 ১১1০ 85218 
পু তাকে তারা কোন তার ছিল না এবং অন্য আমাররবের আম ” হায় 
সাহায্য করবে 
রি ESN CANETTI PAA রন uy 
15১১০ aly 825 1৬ ONES EL 2 hl 95552 
প্র তিনিই যিনি আল্লাহরই ক্ষমতা সেক্ষেত্রে প্রতিরোধ কারী সেছিল না 
রবহক (এখতিয়ার 
রর if ৪৩ মি 2০ 9) 2১]? & ৮৮2১ ৫ (৮ পচ 3৫ 
le ৩০৬১ ১৮০ 052 ০৪ ৩৬259 ৬৫6 LS 5 UG 2 
আনি, EE তাদের পেশ কর এবং পরিণামে উত্তম ও | 
পানি দৃষ্টান্ত জন্যে 
20930 45 eR) 20K ৫৭৫৫2 (৫ 1 
"LISS 8০১১72৬০১০৭ ৬ ভি 15৬৬ ৮৩৫০ ০2 = 
আকাশ 


খে লা রর 
E তা উড়ায় ভূষি অতঃপর যমীনের যেন তাদিয়ে তখন থেকে তা আমরা তর 


eu 
৩ 

\ 
১৯৯ 


সে PAE Ld Eds ) 9 টি ! টা 
৪৫০৯ ৯355 রত চি ১৮ পে ও 2 ৮৫ A w 

125) ০920 2 0001514১9৬8 £ এ | 0৬ 5১০28 
চু শোতা- সন্তান ও মাল শক্তিমান কিছুর সব উপর আল্লাহ হলেন এবং বাতাস সত 


চাকচিক্য সম্পদ 
F রি 4, iw ও ঠ৩ [| Sl 2% a 28 
195 9 % ৩৮ ৬০ ৩ 2৬ ৬৯৮০ ৮ 3 GO Bron 
॥ আকাংখা উত্তম ও বদলা তোর্মার কাছে উত্তম নেক স্থায়ী এবং দুনিয়ার জীবনের সী 
প্রি হিসেবে হিসেবে রবের কাজ সমূহ 


১২ 


|| 
সর ৪১। কংবা তার পানি মাটির নীচে চলে যাবে। আর তুমি তা কিছুতেই বের করতে পারবে না। ৪২। শেষ পর্যন্ত হল যে, তার সমস্ত ফলস 
Hl বিনষ্ট হল এবং সে আংগুরের বাগানকে শুষ্ক ডালির উপর উল্টানো দেখে নিজের নিয়োগকৃত পুঁজির জন্য হাত মলতে লাগল আর 
| বলতে লাগলঃ ' হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম! ' ৪৩। আল্লাহকে ত্যাগ করার পর তার নিকট এমন 
ঘুর কোন বাহিনীও থাকল না যা তার সাহায্য করবে, আর না পারল সে নিজেই এই বিপদের মুকাবিলা করতে! ৪৪। তখন জানতে পারল 
সু যে, কর্মসম্পাদনের যাবতীয় ক্ষমতা ও ইখতিয়ার কেবল এক বরহক আল্লাহরই জন্য নির্দিষ্ট রয়েছে! পুরষ্কার তারই উত্তম, যা তিনিষ্ী 
ঘর দান করেন। আর পরিণাম তাই উত্তম, যা তিনি দান করেন। আর পরিনাম তাই কল্যাণময়, যা তিনি দেখাবেন। Ud 
| রুকু-৬ ৪৫। আর হে নবী, এই লোকদেরকে দুনিয়ায় জীবনের নিগুড় তত্ব এই দৃষ্টান্ত দিয়ে বুঝাও যে, আজ আমরা আসমান হতেন 
| পানি বর্ষালাম ,তখন যমীন হতে গাছ-গাছড়ার চারা খুব ঘন হয়ে মাথা জাগাল। আর পরে সেই শ্যামল গাছ-পালাই ভুষিতে পরিণত 
হয়ে গেল, যাকে বাতাস উড়িয়ে এদিক ওদিক নিয়ে যায়। আল্লাহ তো সব বিষয়ে শক্তিমান ৪৬। এই ধন-মাল আর এই সান শুধ 
দুনিয়ার জীবনের এক সাময়িক চাকচিক্য মাত্র। আসলে তো টিকে থাকা নেক আমলই তোমার রবের নিকট পরিণামের দৃষ্টিতে অতি 


টু উত্স, আর তার প্রতিই ভালো আশা পোষণ করা যেতে পারে - 


Uo ms me জা রাজ হা রা Oe Mon রা on চা চা ON ton রা EN ON ON রি ON On হা চা ON রা চে রা চারা রাযি 


চি 


Ln hh 


সূরা আল-কাহাফ -১৮ ১৬৬ পারা-১৫ 


রা 2 
টি পান PAE Td ₹ ছু 


EXC শু 1০১৫ 
৪0১৬ ৮৩ ৪১৯৮ £ BIS 5% 5 0580১ 4 SE 
রি আমরা অতপর তালের আনা এবং ইনু যরীনকে চুদির এবং বত রা 
সমূহকে চালাব চিনি 


= নো 
42035 CAGE HES LS He 1৫০7 


তোমাদেরকে মন আমাদের কাহে নিই রা 


সরা সি সৃষ্টি করেছিলাম তোমরা এ নর 2 
খে । AEA % ১৫ তা ১০১ ৩ পু ্ 

IETS ৩5551 795 95455 28 ০০ তি 5 02১8৮ Osim 
সু অতঃপর আমলনামা রাখা হবে এবং ওয়াদার তোমাদের আমরা যে রি বরং চি প্রথম গ্ 


সময় জন্যে রা 7 
চুঁতমি দেখবে পস্থিত ৮ জর কটি 22 


B 
1S ০0৩55425025 2 428 ৪০৮৪৮১০০৪৮১ 


অন নামা এই ৮ তারা বলবে ন ত কে আতংক গ্রস্ত অপরধীদেৱকে | 


/ দিনে. 
লেহন পে৬০০০)৫ 2X %৯০০- 4 20028 51 


Ke চু তারা যা টা এবং ed ৰ না আর ছেটি ছাড়ে রা 
কাজ করছে 
EXE পা পারত পর্ণ এ 35 ৩) ৬০ পার্ট টি 2 ৮ 2222 PAE ৮৮৫ 
19৩০২ EET Sd ভু 5১291668০৮5 ১৯) 2 
i $ তারা তখন আদমকে তোমরা আমরা যখন এবং কাউকে তোমর রব যুলম না এব 
কুরে রে সিজদাকর বলেছিলাম (স্বরণকারী করবেন _ বব 
৫ ১০৭ oT we Pd 2 পাপ ৬১ ৮১1 ৫ 
2 ০৩১৩০০৩১০১৮ OF 66 পা! 92 6৬১০০) ১ | 
ও তাকে কি তার নির্দেশ রে এ জ্িনদের অন্তর্ভুক্ত সে ছিল ব্যতীত 
তোমরা গ্রহণ করছ, রবের, ন্যফরমানী করল টা 
রে £27 4 2 A 8 
89৩৫ ৫৮-৮১৯০০ HL ৮৪৬৬০ শি শি এ % 055 তলা শষ 
| | বিনিময় মালমদের জন্য বড়ই শত্রু তোমাদের তারা ন আতকে ছাড়া অভি ভাবক তার গু 
সু হিসেবে খারাৰ জন্য রুপে বংশধর 


৪৭। মুলতঃ চিন্তা ও ভাবনা তো সেই দিনের হওয়া আবশ্যক, যখন আমরা পাহাড়- পর্বতগুলোকে চালিত করব। তখন তুমি যমীনকে 
সম্পূর্ণ উলংগ দেখতে পাবে। আর আমরা সমস্ত মানুষকে এমন ভাবে ঘিরে একত্রিত করব যে, (আগের ও পরের) কেউই বাকী থাকবে 
ুরনা। ৪৮। এবং সকলকেই তোমার রবের সামনে কাতারে কাতারে উপস্থিত করা হবে। লও দেখ, তোমরা সব আমার নিকট এসে গেলে 
স্রনা তেমনিভাবে, যে রকম আমরা তোমাদেরকে প্রথমবার পয়দা করেছিলাম? তোমরা তো মনে করেছিলে যে, আমরা তোমাদের জন্য স্তর 
ষ্টীওয়াদার সময় নির্দিষ্ট করে দেইনি। ৪৯। আর তখন আমলনামা সামনে রেখে দেয়া হবে। তখন তোমরা দেখবে যে, অপরাধী লোকেরা তর 
নিজেদের কিতাবে লিখিত সব বিষয় সর্ম্পকে খুবই ভয় পাচ্ছে। আর বলছেঃ হায়রে দুর্ভাগ্য! এ কেমন কিতাব যে, আমাদের ছোট -্ঁ 
স্রব়্ কোন কাজই এমন থেকে যায়নি যা এতে লিপিবদ্ধ করা হয় নি!....... তারা যে যা করেছিল তা সবই নিজের সামনে উপস্থিত 
ছ্ুপাবে, আর তোমার রব কারো প্রতি একবিন্দ যুলুম করবেন না। | 
দ্র রুকু-৭ ৫০। সুরণ কর, আমরা যখন ফেরেশতাদেরকে বললাম যে, আদমকে সিজদা কর তখন তারা তো সিজদা করল; কিন্ত 
প্িইবলীস তা করল না। সে ছিল জিনদের মধ্যে হতে, এই জন্য নিজের রবের আদেশ মেনে নেয়ার বন্ধন হতে বের হয়ে গেল১৫। এখন | 
টুকি তোমরা আমাকে ছেড়ে তাকে এবং তার বংশধরকে নিজেদের পৃষ্টপোষক বানিয়ে নিচ্ছ- অথচ তারা তোমাদের দুশমন। বড়ই 


ঘীখারাব বিনিময়, যা যালেম লোকেরা অবলম্বন করছে। | 
ঘ (১৫) অর্থাৎ ইবলীস ফেরেশতা ছিল না সে জ্বীন জাতির অন্তর্ভক্ত- এ জন্যই আনুগত্য হতে বের হয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ্টর 


ই প্রঃ জর ভা হর ছাঃ হত হয তার হাত ছা হা হজ TT TTT রাজ হতো হত আর রাত চা! চর চা চু ছা) হয ভা ছা! টি 


সূরা আল-কাহাফ -১৮ ১৬৭ পারা-১৫ 
লা গাব FE EI TG Fe 


৩ ০95৮1 5০8৭ 5 Sl GE SIG Gt 


না এবং ৬ পদ = | 
5 


27:12: | 

৮55০ 5১ 928 51824 (8087 65৫8 

জর তদ এ বর বিদরান্তকারী- গ্রহণকারী 
দেরকে 


শরীকদেরকে ্ 
পাটি চা চি 2 £24 > ১১ তি ১৫১74 ছু 
Dy 5° 7 [৮৪1৮৯ | oT ৪222 252 ) ছু 


ধবংস স্থান টা গিট রে তোমরা গর 
br সত মনেকরেছিলে স্তর 


NE PET Ua বিনে > 9 ৫৫ ০৫ 2 ৩০৪ ৫ 

bs Gs Bist রর 9০৬: YO DEE 
টব Bel না এবং Ee রর আগুন অপরাধীরা দেখবেষ্র '' 
13368 5 88 0৫) ob G EM ৬৪৮2 ত্র 58 


হল অথচ দৃষ্টান্ত প্রত্যেক থেকে লোকদেরকে কুরআনে এই এ 


eb 


L 
£৬ ঘৰ 


sk 


bb 
৬ 
. 


3 


& 


70 


জগ ছার Tac আও দু ছা EEN ED চু ছু 
৬৬ * 


Ts | 

EE । 5752 2 24 16 ১০ 

(5৩) 2 গর্ভ ২) 55 01৮৬ ? ও ৫35৫8 5821 fg 

ui নি যখন ডে যে লোকদেরকে বিরত কি এবং ঝগড়াটে বয়ে অধিকাংশ গু 

রেখেছে (জিনিষ), টাটা. 

রা 24 ৫+% 2৫ 4 শি 2285 ESET পু 
জজ ৪৩৫ ১026 টা তে 0৯1 ৮: 1১০০৪ 2 

তাদেরকাছে অথবা পূর্ববতীদের অনুসৃত এ মাইকে এবং 

l সামনা সামনি সু 
€১। আসমান পয়দা করার সময় তাদেরকে ডেকে ৷ আর না- স্বং তাদের কাজে তাদেরকে শর 


ঘর করেছি। আর গোমরাহকারীদেরকে নিজের সাহায্যকারী রূপে গ্রহণ করা আমার নীতি নয়১৬। ৫২। তা হলে এই লোকেরা কি করবে 
সে দিন যখন তাদের রব তাদেরকে বলবেন যে, এখন ডাক সেই সব সত্বাদেরকে যাদেরকে তোমরা আমার শরীক মনে করেছ 
সুর বসেছিলে।এরা তাদেরকে ডাকবে! কিন্তু তারা তাদের সাহায্যে এগিয়ে আসবে না। আর আমরা তাদের সকলের ধৃংসের জন্য একটি ছু 
সুর ধবংস হান (গর) বানিয়ে দেব। ৫৩। সব অপরাধীই সেদিন আগুন দেখতে পাবে, আর মনে করবে যে, এখন তার মধ্যে তাদের 
পড়তে হবে এবং তা হতে বাচার কোন উপায়ই তারা পাবে না। | | 
ঘি রুকু-৮ ৫৪। আমরা এই কুরআনে নানাভাবেদৃষ্টান্ত দিয়ে লোকদেরকে বুঝিয়েছি। কিন্তু মানুষ বড়ই ঝগড়াটে হযে পড়েছে। ৫৫। সর 
তাদের সামনে যখন হেদায়াত আসল তখন তা মেনে নিতে এবং নিজেদের রবের নিকট ক্ষমা চাওয়া হতে কোন জিনিস তাদেরকে দ্র 
সু বাধা দিয়েছিল? এ ছাড়া আর তো কিছুই নয় যে, তারা অপেক্ষায় রয়েছে যে তাদের সাথেও তাই করা হবে যা অতীত জাতিসমূহের সু 
El সাথে করা হয়েছে। অথবা এই যে, তারা আযাবকে পুরাপুরিভাবে সামনে উপস্থিত হতে দেখবে। || 


ছিল বদি সে ফেরেশতাদের মধ্যে হতো তবে সে নারী করতেই পারতো ন বসত কিন ফেরেশতাদের মত না হর 
মানুষেরই মত এক স্বাধীন ক্ষমতাপ্রাপ্ত সৃষ্টি যাকে জন্মগতভাবে আনুগত্যশীল বানানো হয়নি বরং কুফর ও ঈমান এবং আনুগত্য ও jj 
অবাধ্যতা এ দুয়েরই মধ্যে যে কোন একটাকে গ্রহণের ক্ষমতা তাকে দান করা হয়েছে। (১৬) অর্থাৎ এ শয়তানগুলি কিভাবে 


তাত অনা উপ য়ে গোল হী যোগ তো এরি হতে পাকে আর এতে 
জে এ আত ESS ES LS ETE Et ভিজ ভাত তত 


সূরা আল-কাহাফ -১৮ ১৬৮ পারা-১৫ 


a 

33 P32» -্ট পাটি তে পা পাত $+ ৫ পার্জ পর ১5 ১ 2 
81১52502551 ০১3৭ 25 C2 2 ৩৪ I ০৮৮০ ০০৮০ 5 
পর হর যারা বিতর্ক করে এবং সতর্ককারী ও সুসংবাদ এ রসুলদেরকে আমরা না এব 
টা ৩০০ এর পট ৮ টিন 9 তে 22 ডা ALE 
86155215055 6 5 ঠা BUSES El 291৮০৯৬৪৪৩৩ 
B বিদ্পরূপে সতর্ক (সেগুলোকে) এবং আমার তারা গ্রহণ এবং সত্যকে তা তারা যেন বাতিলদিয়ে রী 


করা হয়েছে যার নর্দশনগুলোকে করেছে, _ ।॥ দিয়ে, ব্যথকরতে পারে, ৬, ১, - 
24042 পাপা পপর পি রে টা 2% হি 
৪০০৩৩ ১৩৬৩ AE SFE ৩52৬ 55 ৮৪ ৬৩৮ 5 
স্ আগে যা ভূলে ও তা সেতবুওমুখ তার নিদর্শন নসাহত (তার)চেয়ে অধিক কে এবং 
22 ৩ |G: LB ie গিট টা রর 
৪৬1৮১5৮9211 3 5 8৮৪25 Of HES ৪৯১৩৩ USS ও) 2৩৫৪ 
সর বধ্রিতা তাদের মধ্যে ও তা যেন আবরণ তাদের উপর আমরা নিশ্চয়ই তার ছু 
দিয়েছি) কানগুলোর তারা অন্তর গুলোর দিয়েছি আমরা 
পলা তুর ৫ টা চি > প্ৰ 123, পা) ১১১ সি 
৪5221 ৩) 2591৩5191৩৫ ০১ ৬৬৩ ৮৪৮৩৩ 9121 
এটি তোমার এবং ০7 
প্র.” ৫৫ ৮৫ তন ar 8 ৯169 তা ZH 
idle Led অবশ্যই উন তি rae Ed 
শ ং এ | রহমত ওয়ালা ্ 
জন্যে তরান্বিত করতেন করেছিল করতেন 

FALL 72 ৫15 4 রী ২৯ ১০৫ সর্ব 5:০৫ ১ ০ 
2০১৩ 8) ৩ ১৪)৯৯৮০ ১১১০৪ 1১৩2৬ ৮৫ ৩৪১৪ ঁ 
তাদের আমরা জনপদ এসব এবং পলায়নের তিনিছাড়া তারা পাবে কক্ষণ ওয়াদার তাদের 
I y 

BL ৮ 8 22272 জন্যে রছ 
= Gols + ৪০৮৪৮, Wes 7 LE i 
শী একটা তাদের আমরা নির্দিষ্ট এবং তারাজুলম যখন রশ 
রিদিষ্টসময় ধবংসের জন্যে করে রেখেছি করেছিল শী 


সুর ৫৬। নবী রসূলদেরকে আমরা এছাড়া আর কোন উদ্দেশ্যে পাঠাইনি যে, তারা সুসংবাদ দেয়ার ও সতকীকরণের দায়িত পালন ঘন 
সর করবে। কিন্তু কাফেরদের অবস্থা এই যে, তারা বাতিলের হাতিয়ার নিয়ে প্রকৃত সত্যকে নীচু করে দেখাবার জন্য চেষ্টা করছে। আর ্ 
সু তারা আমার আয়াতসমূহকে এবং তাদের জন্য করা সব সতকীকিরণকে ঠাষ্টার বিষয় বানিয়ে নিয়েছে। ৫৭। এমতাবস্থায় তাদের ্ 
অপেক্ষা বড় যালেম আর কে হতে পারে, যাদেরকে তাদের রবের আয়াত শুনিয়ে নসীহত করা হয়েছে, আর তারা তা হতে বিপরীত ্ 
সর দিকে মুখ ফিরিয়ে নিয়েছে, এবং সেই খারাব পরিণতির কথা ভুলে গিয়েছে যার ব্যবস্থাপনা তারা ন্জেদের জন্য নিজেদের হাতেই 
সম্পন্ন করে নিয়েছে? (যারাই এই নীতি অবলম্বন করেছে) তাদের দিলের উপর আমরা আবরণ বসিয়ে দিয়েছি, যেন কুরআনের 
সু কথা বুঝতে না পারে । আর তাদের কানে আমরা বধিরতা সৃষ্টি করে দিয়েছি। তুমি তাদেরকে হেদায়াতের দিকে যতই ডাকোনা না ঢু 
কেন, এই অবস্থায় তারা কোনদিনই হেদায়াত পাবে না।৫৮। তোমার রব বড়ই ক্ষমাশীল, বড়ই দয়াবান। তিনি যদি তাদের 
কৃতকর্মের দরুন তাদেরকে পাকড়াও করতে চাইতেন, তাহলে খুব তাড়াতাড়িই আযাব পাঠিয়ে দিতেন। কিন্তু তাদের জন্য ওয়াদার 
ুর একটা সময় নির্দিষ্ট রয়েছে। আর তারা তা হতে পালিয়ে যাবার কোন পথ পাবে না। ৫৯। এই আযাব-বিধৃস্ত জন-বসতিগুলি 
তোমাদের সামনে রয়েছে। তারা যখন যুলুম করেছিল, তখন আমরা তাদেরকে ধৃংস করে ছিলাম। আর তাদের প্রত্যেকের ধূংসের " 
সু জন্য আমরা একটা সময় নির্দিষ্ট করে রেখেছিলাম। "| 


সা রাঃ হর রা হা হা রর রা রাজ হা রঃ হা হা হা রা রা চা হা ER জা হা জর রা রা রাজা চা হা হা EN On রা 0 চট 


সুরা আল-কাহাফ -১৮ ১৬৯ পারা-১৫ 
পা আহ হত হজ জে হে চত হাত হত হাত জা হে রা চে চা জে তল হর পি চর আক চা চার হার আর চার রর ঢা ৷ চত রং 
2 পার এপার 2) তালার এ তার 24 Tas 


AE LLG DAA HG 1১৫ | ১ ৮81৫ 2 রে 
"৫ ৬৮১০৮] সক জিও এ পরি YI ০৩৩৪ ৫৮৬০ 05 5 2 
ন আমি বা দুই নদীর সংগম স্থলে পৌছিব যতক্ষণ আমি না তার যুবক মূসা বলেছিল যখন এবং 
el 5 2 Gail 

4 AGE টিপি ৯৫১ NEE a 2 Ld পর্ণ ৮২৮25 
৪১০৩] ১০৩৯০ IESG ৩৬৮ উ% 9 Ae ৬৫ KOE 
সদর মধ্যে তারপথ অতঃপর দুজনের দুজনে দুই(নদীর) সংগম দুজনে অতঃপর যুগ যুগ ুঁ 
Te TEL ভে হাতা 
৩১, 32 ৩১5 EBS CS এও IEG CHOU 
Eআমাদের থেকে আমরা নিশ্চয়ই আমাদের আমাদেরকে তার যুবক সে দুজনে অতঃপর সুড়ঙ্গ সর 
সী সফর রর পেয়েছি _ নোশতা)খানা fe (খাদেম)কে বলল অতিক্রম করল যখন করে 

পর্ণ ৩৪ এ 2৫৫১৯] ৮১৫ 3/4 2 Asad And পপ 

০০০ ০৮ 05 8০০৮) ৫ উর 3 EH 08০ LLG 
H মাছকে ভূলে গিয়ে তখন প্রস্তরের কাছে আমরা যখন আপনিকি সেবলল ক্লান্তি এই 

[| ছিলাম 2055 রর আশ্রয় নিয়েছিলাম লক্ষ্যকরেছেন tt 
Gr Es ১ পর্ণ, $ = পপি) MA CLA 2739 3 R ২১১২4 না 
৩০ ৩১৯৩৮) ০৩৮০৩ 5ৎ 57৮১3 ob) শা & 
নু আশ্ঠায সাগরের মধ্যে তারপথ ধরেছিল এবং তা উল্লেখ যে শয়তান এ তাআমাকে না 
ভিত AACA 5 গা ৪34৮০ তত 11 পাত 
sis 1৩৯৯১ ৫9 [ক 251 (1০৩১5 SAS ৩০০ [551১০ 5 

সু এক তখন অনুসরণ করে তাদের উপর অতঃপর আমরা চেয়োছলাম যা 

রা টা AMEE দত ই 502 নৰ / তে 
IOUS 3৩৫55 25 5 Gis 93 LSS এ ১৩৪০১ ॥ 
- জ্ঞান আমাদের থেকে তাকে আমরা এবং অমাদের থেকে রহমত তাকে আমরা আমাদের মধ্যে দু 
শিখিয়েছিলাম নিকট দিয়েছিলাম বান্দাদের হতে 
সু ₹ ৯ ৬০। (এই লোকদেরকে মূসা সংক্রান্ত ঘটনার বিবরণ শুনাও) যখন মূসা তার খাদেম সঙ্গীকে বলেছিল যে, "আমি আমার 
সফর শেষ করব না, যতক্ষণ না দুই নদীর সংগম-স্থলে পৌছাব, অন্যথায় আমি এক দীর্ঘকাল পর্যন্ত চলতে থাকবে? ৭' । ৬১।অতঃপরা 
সু যখন তারা দুইটি নদীর সংগমস্থলে পৌছল তখন তারা তাদের মাছ সম্পর্কে বে-খেয়াল হয়ে গেল। আর তা ছুটে গিয়ে এমন ভাবেন 
সু নদীতে পথ ধরেছিল যে, যেন কোন সুড়ঙ্গ রয়েছে। ৬২। আরও সামনে গিয়ে মূসা তার খাদেমকে বললঃ আমাদের নাশতা পেশ করা 
আজিকার সফরে তো আমরা ভয়ানক ভাবে ক্লান্ত হয়ে পড়েছি। ৬৩। খাদেম বলল, * আমরা যখন সেই প্রস্তর ভূমিতে আশ্রয় নিয়েছিলাম, 
ভু তখন কি ঘটনা ঘটেছিল তা কি আপনি লক্ষ্য করেন নি? মাছের প্রতি আমার কোন লক্ষ্য ছিল না। আর শয়তান আমাকে এমন ভাবে 
বে-খেয়াল বানিয়ে দিয়েছিল যে, আমি (আপনার নিকট) তার উল্লেখ করতেও ভুলে গিয়েছি। মাছ তো আশ্চর্য রকম ভাবে বের হয়ে 
পু নদীতে চলে গেছে। ৬৪। মূসা বললঃ “আমরা তো এই চেয়েছিলাম৯৮।% অতঃপর তারা দুজনই নিজেদের পায়ের চিহ্ন দেখে পুরনায় 
ফিরে আসল। ৬৫। আর সেখানে তারা আমাদের বান্দাদের মধ্যে হতে একজন বান্দাকে পেল, যাকে আমরা আপন রহমত দিয়ে ধন্য 

করেছিলাম। এবং নিজেদের তরফ হতে এক বিশেষ ইলমও দান করেছিলাম ১৯) 
সু ১৭) কোন প্রমাণ্য পছ্থায় এ বিষয় জানা যায়নি যে হযরত মূসার (আঃ) এই সফর কোন সময় ঘটেছিল এবং সেই দুই নদীই বা কোন 
পর কোন নদী ছিল যাদের সংগমস্থলে এই ঘটনাটি সংঘটিত হয়েছিল! কিন্তু কাহিনীটি নিয়ে চিন্তা করলে মনে হয় মূসা (আঃ) যখন মিশরে 
সন অবস্থান করছিলেন ঘটনাটি সেই সময়ের, যখন ফেরাউনের সংগে তার দ্বন্দ চলছিল এবং দুটি নদী হচ্ছে -শ্বেতনীল( White Nile) Sf 
সর কটানীল (Blue 112) যাদের সংগমস্থলে বর্তমান খার্তৃম শহর বিদ্যমান। তফহীমুল কুরআনের তৃতীয় খন্ডে সূরা কাহাফের ব্যাখ্যায় এই 
সু অনুমানের কারণ সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে। (১৮) অর্থাৎ গন্তব্যের এই চিহ্ন তো আমাকে জানানো হয়েছে। (১৯)আল্লাহর 
সুন এই বান্দার নাম সমস্ত বিশৃস্ত হাদীসে ' খিযির বলে উল্লেখিত হয়েছে। রা 


শব্দার্থে কুর-৪/২২__ 


4b \ 


সূরা আল-কাহাফ -১৮ ১৭০ পারা-১৫ 
কাল তান 


৫ পর্ঠু পরি 2 রা 24 ৩ রে 
৩৫ ভে ৬৮৮৮ uf 0০ Es 02 ১১ 44008 
আপনাকে তা হতে আমাকে (এশতের) এ কথার আপনাকে আমি মূসা তাকে বলল গর 
শিখানো হয়েছে যা আপনি শিখাবেন যে, অনুসরণ করব কি নু 
# 234% ৮5 পা 7 ০৫517 45 রণ পার্ট ওত Z FA শট 
১:৮০ ১26 ৫ 2 991%:৮০ (০ I) JG 91 yl 
ধৈর্য কেমনে এবং সবর আমার পারবেন নিশ্চয়ই সে সত্য জ্ঞান 


রি হও 

রর 

রর 

i 

0 

EB €. 

লে নিচ 2 / 2 থা ধু, ৫ 

ঢু 51202 2 গড 0. G ৩৩৫০ 0৫917 7 ০2২১) ৮০ ৩০ দ্র 
এবং সবরকারী আল্লাহ্‌ চান যর আমাকে আপনি সে জ্ঞানে তাঁ আয়্তকরেন যা (এবিষয়ে) 
| 
| FA 
ll 
| 
প্র 
৫ 


পর্ন করবেন অনুসরণ করেন bi বলল অবাধ্যতা করব 


226 Tar ১৫4 £0 42 ৫12 ১. 1৮ 
০১৪৭৭) ও 19 ১ ৫৯৫৬5 od in ৬৬ ৬০৬৮ 

শি একটি নৌকার মধ্যে দুজন যখন ee অতঃপর আপনার আমি যতক্ষণ 
রামের রাত 2 বুল জে রা 
LOS 9162, ৬৮৪৩৪ EGU GAY 3৮10 ৮৪০৪ 
প্ীসেবলল গুরুতর ছু আপন্সি নিশ্চয়ই তার ডুবানোর তাআপনিকি (মূসা) তাসে 
|| জিনিয় করে এসেছেন US জন্যে বিদীর্ণ করলেন বলল বিদীণ“করল 


ছা EEE ভি 8 ৮০০ ০ জি হজ হত ER 


| WN 222 AE {2624 ৫ PENG | 
৩ 0. ৬S 0৬০9০ (৫2:৪5 5 ৬৬ fy 
একারণে আমাকে ধরবেন না আমার পারবেন ৬ নিশ্চয়ই আমি বলি 
সর যা তে সাথে না আপনি নাইকি ছু 
i DOTS E PEL SHA E 
সু © I (তি ৩5 ১2277 ৯ 3 ৩৮ পর 
| কঠোরতা আমার কাজে আমার উপর না এবং আমি ডুলে শ্ব 
নু আরেপা করবেন গিয়েছি স্ব 

|] 


সু ৬৬। মূসা তাকে বলল ঃআমি কি আপনার সংগে থাকতে পারি, যেন আপনি আমাকেও সেই জ্ঞান শিক্ষা দেন যা আপনাকে শিখানো ছু 
সু হয়েছে’ ৷ ৬৭। সে জবাব দিলঃ ‘আপনি আমার সংগে ধৈর্য ধারণ করে থাকেত পারবেন না। ৬৮। আর যে বিষয়ে আপনার কিছুই স্ট 
[& জানা নেই, আপনি সে বিষয়ে ধৈর্যই বা ধারণ করতে পারেন কিভাবে? ' ৬৯। মূসা বললঃ ' আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই স্ 
সরু পাবেন। আর কোন ব্যাপারেই আমি আপনার হুকুমের বর খেলাপ করব না। ৭০। সে বললঃ ' আচ্ছা, ঠিক আছে, আপনি যদি আমার ক্র 
চু সংগে চলতে থাকেন, তাহলে আপনি আমার নিকট কোন ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবেন না, যতক্ষন না আমি নিজে সে বিষয়ে টু 
প্র আপনার নিকট বলি! 

সর রুকু-১০ ৭১। এতক্ষণে তারা দূজন রওনা হল। পরে তারা যখন একটি নৌকায় আরোহণ করল তখন সেই লোকটি নৌকা গর 
চু বিদীর্ণ করে দিল। মূসা বললঃ আপনি তা বিদীর্ণ করলেন যেন সকল আরোহীকেই ডুবাতে পারেন? আপনার এই কাজটি তো বড় ছু 
সর গুরুতর? ৭২। সে বললঃ "আমি কি আপনাকে বলি নি যে, আপনি আমার সাথে ধৈর্যধারণ করে থাকতে পারবেন না? ৭৩। মুসা ছু 
প্র বললঃ ' ভুল হলে আপনি আমাকে পাকড়াও করবেন না। আমার ব্যাপারে আপনি অতটা কড়াকড়ি করবেন না । 

টু Ll 


LET হযে চে জে হও ভার ভা ভা ভে হত রত জর জার চর হজ হর ঢা ভাঙা জং তোতা ভর ও তেও তলে জিও ছা জাত হা তর রাজ [টি 


সুরা আল-কাহাফ -১৮ ১৭১ পারা-১৫-১৬ 
2 চিত রি পার্ট এপার পর্ণ And ALE ee ১৬ স্পা্শি তাও 
1১৪০: 2 55 06 এ ৫8 488 2 ৪ 19] (8৩০8: ৫1 
ঘর কোন ব্যতীত নিষ্পাপ একটি আপনি কি (মূসা) তাকে সে এক দুজনে যখন এ অতঃপর শর 
? _জীবন জি জীবনকে হত্যা করলেন বলল হত্যা করল বালকের সাক্ষাত পেল দুজনে চলল 


৩৮ ৯৯১৩০০১৩৪৩১ 05 24 ৫৪৯ ৩৫8 


না ৰ 
t 5 3G Uli 95 LIST 5 CE 3৮ ৪৪ dors 
ন আপনি আমাকে আগনি তাহলে এর পর দলক এ পাক সন "জি ত 


মুক্ত হলেন সংগে রাখবেন 


TE Le 2 ৫2 98০০089168৫ 
এক 


তারাবি তার অধিবাসী -দুজনে অধিবাসী- অতঃপর  ওযর- 
জা 17 আসল দুদ চলল আপত্তি Ps টৈ 
i IG, 50 ০১০৪৪ ৫ Cf 101৩৯ (2) ৩2 ৩ ৯০০৪ কৌ ঠা 
প্র যদি (মূসা) তা অতঃপর জি যে চাচ্ছিল একার্ট ভারত অতঃপর তাদের ত্ারামেহমান- যে 
সিডি 2 ৪ টা 8 
জিন 5৬৯৫ 2 2 9105165 IG OFF এও ৬৩৪ Chih 
্রআ্পনাকে শীঘ্রই আপনার ও রা রি এটাই সেবলল মজুরী এর উপর আপনি অবশ্যই আপনি দু 
চা রা নিতে পারতেন Cn 


ৰ Ae পানে ১6 2 < [৫9192 4 52 2041৬ ০253 


০2০ নত না ধৈর্য “তার পারেননাই যে td” 


ণ করত ব্যক্তির ৫ £ ধরতে উপর বিষয়ে স্পর্ে 
22 ডি ০ ১4৩৭৪ অপর 2 

৪9৩০ 43০ 258০ EE IE ৮2155 108 রঃ রর 101 ত») AG 

সু জোরপূর্বক “ নোর্কা প্রত্যেক ানয়ে * এক এবং তা করার যে সুতরাং সমুদ্রের রর 

বু নিত রাজা লিছনে যুক্ত করি আমি চেয়েছি B 


| পরে সে দুজন আবার চলতে লাগল। পরে ভারা একটি বালককে দেখতে পেল। সে বাকি তাকে হত্যা করল। মুসা বললঃ "আপনি 
কটি নি্পাপ জীবনকে হত্যা করলেন, অথচ সে তো কাউকে হত্যা করেনি? আপনি তো বড় অন্যায় করে ফেলেছেন? ৭৫। সে বলল সত 
আমি কি আপনাকে বলি নি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না? ৭৬। মূসা বললঃ ' অতঃপর আমি যদি আর কিছু 
আপনার নিকট জিজ্ঞাসা করি, তাহলে আপনি আমাকে সংগে রাখবেন না। এখন তো আমার দিক হতে আপনি ওযর আপত্তি মুক্ত 
“a ৭৭। পরে তারা সামনের দিকে চলতে চলতে একটি জন-বসতিতে গিয়ে পৌছিল। আর সেখানকার লোকদের নিকট খাবার সু 
চাইল। কিন্তু তারা এই দুইজনের মেহমানদারী করতে অস্বীকার করল। সেখানে তারা একটি দেয়াল দেখতে পেল। যা পড়ে যাবার 
ৰ, পম হয়েছিল। সেই ব্যক্তি তা খাড়া করে দিল। মূসা বললঃ * আপনি ইচ্ছা করলে এই কাজের মুজুরী গ্রশ্ণ করতে পারতেন’ 1 av চু 
রসে বললঃ “বাস এখাহে তোমার আমার সহযাত্রা শেষ হয়ে গেল। এখন আমি তোমাকে সেই সব বিষয়ের তাৎপর্য বলব, যে বিষয়ে ছু 
ঘন ধৈর্য ধারণ করতে পারোনি। ৭৯। সেই নৌকাটির ব্যাপার এই ছিল যে, তা ছিল কয়েকজন গরীব ব্যক্তির, ভারা নদীতে শরম চর 
চলাত আমি তা যো রি ব্রত 


785 জোরপূর্বক কেড়ে নিত। - 
সাশাশশশলশ শশা 


_ 
1 


= 


সূরা আল-কাহাফ -১৮ ১৭২ পারা-১৬ 


219 (৮2 5১6 DA EEL AA IL pL কপট A তারা ৫৭৮ ছু 
9 SESE (2292 তা ৯৯ Uae ৯৫ ২০৬৬ ৯৬ 2 
ও 'বিদ্রোহাচরণ তাদের দুজনকে যে আমরা তখন দুজন মুমিন তার অতঃপর ছেলেটির ব্যাপার আর 
করে সে কষ্টদেবে আশংকা করলাম পিতামাতা ছিল হল 


Lo ০১৪ Aaa 6 LG 22516240৮58 ted ত৩ 2d টিপ হু টের 
13 OB CHS 6৮6212৩0৬৬5 0 6১6 ONS 
প্রমার. মহবব ও ঘনিষ্ট তর এবং পবিত্র তার উত্তম দুজনের দুজনকে যে সুতরাং কুফুরীর ঘী 
পর বত সম্পক রক্ষায় মহৎ চেয়ে রব , পরিবর্তে দেবেন আমরা চাইলাম (পথে চলো 
‘52 রি And শত ৮ ঃ 32 2/4 ANAL ০) পা 2 ৫ 

৪ ৩56 56425 LS 3 92৬৭ ও 5: Yi OFS ১০৩ ডে 
স্রএবং দুজনের গুপ্তধন তার নীচে ছিল এবং শহরটির মধ্যে পিতৃ হীন দুটি ছেলের অতঃপর দেয়ালটির ব্যাপার 
সেটা ছিল (এইযে) হেল) ষ্ট 


EB জন্যে 

Bos ৫৮1৫ ৫ ০৩ ৰ ভি 24 পুত এরর ০৮৪৮৫ /৪ 

ওতে (6 ৩০ 5 ৩56 LS ৩ IS HE CIS 2০688 

| দুজনের গুপ্তধন দুজনে উদ্ধার এবং তাদের দুজনের দুজনে যে আপনার সুতরাং নেককার তাদের ছিল | 
করবে যৌবনে  পৌছবে রব চাইলেন ব্যক্তি দুজনের বাপ | 


| 
RE ১% ১ 91১12 পা1 ১ সপ ০4514 চি ৫1546 ১৫ /১০ 
শন ১25 SEY BANE LANA BLOAT 
ৰ এটা আমার থেকে তা আমি না এবং আপনার (এটা) 
এখতিয়ার করেছি রবের দয়া শি 
৮2৮%2 পা 
17০ # 
ধৈর্যধরতে সু 
= ৮০। তার পর সেই ছেলেটির কথা! তার পিতা-মাতা ছিল ম'মিন। আমরা আশংকা বোধ করলাম যে, এই ছেলেটি বিদ্রোহী আচরণ 
করে ও কুফুরির পথে চলে তাদেরকে কঘট দেবে । ৮১। এ কারনে আমরা চাইলাম যে, তাদের রব ওর পরিবর্তে এমন সন্তান তাদের ছু 
দেন, যে চরিত্রে ও তার তুলনায় উত্তম হবে, আর যে মাতা পিতার প্রতি ভক্তি, ভালবাসা ও সাধারণ রক্ত-সম্পর্ক রক্ষায় অধিক যত্রবান 
হবে । ৮২। আর দেয়ালটির ব্যাপার এই যে, তা দুজন এতিম ছেলের মালিকানা; তারা এই শহরেই বাস করে। এই দেয়ালের নীচে 
= এই ছেলে দুটির জন্য এক সম্পদ গচ্ছিত রয়েছে। এবং তাদের পিতা ছিল এক জন নেককার ব্যক্তি। এই কারণে আপনার রব চাইলেন 
যে, এই দুটি ছেলে বালেগ হয়ে তাদের জন্য গচ্ছিত এই সম্পদ তারা বের করে নিবে। এ আপনার রবের রহমতের কারণে করা 
ধু হয়েছে। আমি নিজের ইচ্ছা ও ইখতিয়ার এর কোনটিই করিন। এই হচ্ছে সে সব বিষয়ের তাৎপর্য যে জন্য আপনি ধৈর্ঘ ধারণ করতে 
পারেননি ২০। 


ভিউ বিবি রিনার TOE SOMES PY বরাতে HEHE যি তা 
পু (২০) এই কাহিনীতে একথা তো সুস্পষ্টভাবে বুঝা যাচেছ যে, হযরত খিজির (আঃ) যে তিনটি কাজ করেছিলেন তা আল্লাহতা  আলারইষু 
ছুনিদের্শে করেছিলেন। একথাও অতি পরিষ্ষাররূপে বুঝা যায় যে তিনটি কাজের মধ্যে প্রথম দুটি কাজ এরূপ ছিল যার অনুমতি কোন সু 
সুর শরীয়তে কোন মানুষকে কখনো দেয়া হয়নি। এমন কি এলহামের ভিত্তিতেও কোন মানুষ কারো মালিকানাভুক্ত নৌকা এজন্যে খারাব 
| করে দিতে পারে না যে, আগে গিয়ে কোন ছিনতাইকারী নৌকাটি ছিনিয়ে নেবে এবং কোন বালককে এজন্যে হত্যা করতে পারেনাষ্ট্ 
ইঁ যে, বড় হয়ে সে কাফের বা অবাধ্য হবে। এ কারণে একথা না মেনে উপায় নেই যে হযরত খিজির এ কাজ শরীয়তের বিধান অনুসারে ষ্টু 
প্র করেন নি; বরং তিনি এ কাজ করেছিলেন আল্লাহর ইচ্ছা ' মশিয়ত’ অনুসারে। তাছাড়া এ জাতীয় নির্দেশাবলী পালনের জন্যে 
সু আরাহতা ‘ আলা মানুষ ছাড়া অন্য এক প্রকার সৃষ্টি দিয়ে কাজ নিয়ে থাকেন। কাহিনীর প্রকৃতি থেকে একথাও পরিষ্ফুটিত হচ্ছে ফের 
পর্দার অন্তরালে আল্লাহতা ' আলার ' মশিয়তে ' র কারখানায় কিরূপ মসলেহাত অনুযায়ী কাজ হয়ে থাকে- যা বুঝা মানুষের সাধ্যের 
সর অতীত- পর্দা অপসারিত করে মূসা (আঃ)কে এক নজর তা দেখানোর জন্যে আল্লাহতা আলা হযরত মৃসাকে তার এই বান্দার কাছে 
| <7" করেছিলেন। আল্লাহতাআলা হযরত খিষিরের প্রতি ' বান্দাহ! শব্দটি ব্যবহার করেছেন- মাত্র এই যুক্তিটুকু তাকে মানুষ মনে করার ফু 
পক্ষে যথেষ্ট হতে পারে না। সূরা আম্বিয়া ২৬ আয়াত, সূরা যোখরোফ ১৯ আয়াত এবং আরো বারোটি জায়গায় ফেরেশতাদের বু 
ছু ক্ষেত্রেও এ শব্দটি ব্যবহার করা হয়েছে। ঢু 


৫০৫1৫ ৫৫৫শে শেশাশশ শশা 


খর 

£ 

A 
বুল চং 

ঁ 


সূরা আল-কাহাফ -১৮ ১৭৩ পারা-১৬ 
রিজিয়া তারা FE 


- [9 11649 223 রব ডা 2 EC BS ৩8 HAS; ০৮4৫5 ” স্্ 


আমরাকর্তৃ় রী 
টপ পল 2জুলকারনাইন সমন্ধে এক, গর 


১ 

নু £1৫ ৮/৫ পা 2 ca 
৪৩ ০ ASC OULL 5৬5 ০8 2 2৬ নিলো 257 
1 এক পথ সে অতপর কার্ধোপকরণ জিনিষ প্রত্যেক থেকে ত বি এবং পৃথিবীর মধ্যে তাকে ইঁ 
৪৩৩ 25 2 রি 2 2 মি চি ন হি খে . - 
hh ও দু বলদ ও ওঁ ad EE ৫ Sig 


|. ঠা শান্তি দাও বললাম জাতিকে 
14 পরি wd 111 2৫52৮২ ৫ ৫০৮৫ পর ৩ রর এর 
KOR UO YG $50) 5 2 টিিটির EY 
তাকে অতঃপর তানি দিকে ফিরিয়ে এরপর তার্কে আমরা অতঃপর যুলম (তার) বানের সে 
“ 70875 আনা হবে শান্তি দিব শীঘ্রই করেছে যে বলল ষ্ট 
2 Ux রত 22 rd ELA PARAL 421 E 

শত 2০০2 HAS, 2 (৩০1 ০৮০ (৩1 এ 
তি aly রি ক এ এ নেকীর ly ও ও 8 ৫28 
শা ৬ ৫ 1) ৩০৬৫০ HS 12 6% ঠাই 
পদে তা না উদয়ালে পৌছে যখন শেষ আরও পণ এরপর 7 যা আমাদের 
- গেল পর্যন্ত একপথ করল সহজ নিৰ্দেশের ই 

৮৪ 2535 2w 329 ENA এক 1৩ 2 
৫ Os 55585 নি USS 25 4 AL 
| কোন তাদের আমরা এক উপর উদয় হতে 
আবরণ জন্যে সৃষ্টিকরি নাই জাতির প্র 
সু রুকু-১১ ৮৩। আর হে মুহাম্মদ! এই লোকেরা তোমার নিকট যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করছে। তাদেরকে বল, আমি স্ত্ 
নু তার কিছু অবস্থা তোমাদেরকে শুনাচ্ছি। ৮৪। আমরা তাকে যমীনে আধিপত্য দান করেছিলাম এবং তাকে সব রকমের উপায়- সন 


সর উপাদানও দান করেছিলাম।৮৫। সে (সর্বপ্রথম পশ্চিম দিকে এক অভিযান চালাবার) এক পথ অবলম্বণ করল । ৮৬। যখন সে স্বর 
সু স্যান্তের সীমা পর্যন্ত পৌছে গেল২১। তখন সে সূর্যকে এক কাল পানিতে ডুবে যেতে দেখতে পেল২২+। আর সেখানে সে একটি ষ্টু 
মরু জাতির লোকদের সাক্ষাৎ পেল। আমরা বললামঃ হে যুলকারনাইন! তুমি চাইলে তাদের কষ্ট দিতে পারো, আর তাদের সাথে | 
প্র ভালো ব্যবাহারও করতে পারো।৮৭| সে বললঃ তাদের মধ্যে যে যুলম করবে, আমরা তাকে শাস্তি দান করব। অতঃপর তাকে তার টু 
ছু রবের দিকে ফিরিয়ে আনা হবে। আর তিনি তাকে আরো কঠিন আযাব দিবেন। ৮৮। আর তাদের মধ্যে যারা ঈমান আনবে ও নেক 
ছু আমল করবে তাদের জন্য উত্তম পুরষ্কার রয়েছে৷ আর আমরা তাকে খুব সহজ বিধান দেব। ৮৯। পরে সে (অপর এক অভিযানের) | 
সু আয়োজন করে। ৯০। এমন কি সে সূর্যোদয়ের স্থানে গিয়ে পৌছে গেল২৩। সেখানে সে দেখল যে, সুর্য এমন এক জাতির স্ন 
| | লোকদের উপর উদয় হচ্ছে যাদের জন্য সূর্যের তাপ হতে বাচার কোন ব্যবস্থা আমরা করে দেইনি। E 


| | (২১) অর্থাৎ পশ্চিম দিকের শেষ সীমা পর্যন্ত I (২২) অর্থাৎ সেখানে সুর্যান্তের সময় এরূপ মনে করা হতো যে সুর্য সমুদ্রের কর্দমাক্ত র 


পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। (২৩) অর্থাৎ পূর্ব দিকের শেষ সীমা পর্যন্ত। 
২ ৩ en রা তা রা রা জা চা জজ জজ জজ চি 


ভিত টের রতি 2 2°42 EAA 2d 24৫ ৫ 1০ ৫ 
9 3০9৬ শা BORE LIN 6 ৬৪৮ ৩৩ 2৯৬১৩ 


যখন অবশেষে (আরও) সে অনুসরণ এর বৃত্তান্ত তার সাথে এ বিষয় আমরা পূর্ণ নিশ্চয়ই এবং এরূপ 


এক পথ করল 
| 


1 I 

E 

i ৰ পর ছিল - 

/ 2 . চিত তলত > Ar R 

1044 ৃ 

ঘ্রু তারা কথা তারা বুঝার নিকটেও না এক --.তাদের দুয়ের সে পেল দুই(পর্বত) মাঝে পৌছে ছু 

পু বলল cn জাতিকে ৷ ছাড়াও প্রাচীরের . রর 
১০ BAG ৮৩৫ ১১ ১০2৬ পক্গাল 2217/7 22 (7 

ES 0৩26 ৩ DIS ০১৩৩৮ rile 2 ARG CLUS 

[ এ 
Ll 
i 
| 
i 
B 


C 


5 
৬০ 
আমরা তবে যমীনের মধ্যে অশান্তি মাজুজ ও নিশ্চয়ই 
f জুলকারনাইন 


> 

তোমার 

(৮ 28 ঠ6 ৩ 0০1৩০ পিছু 5 Lo SU সি 
আমার “তার আমাকে যা সে একটি তাদের ও আমাদের বানাবে যে এই কর 
রব মধ্যে ক্ষমতা দিয়েছেন বলল প্রাচীর মাকে মাঝে তুমি টানি 
ৰ ০ > 2 চি ১৭৯১৭ 22949 তা 5 ৫১৫ ৩৮ পা 62 2°22 ৫ 554 
৩ ১১১০ 05120 net ; 2৫০৩৩ NEY CAE ১১ 


দ্রিঈবশেষে “লোহার পাত আমকে মজবুত তাদের ও তোমাদের বানাবো শ্রমদিয়ে সুতরাং আমাকে (তাই) 


| সমূহ এনেদাও দেয়াল মাঝে মাঝে আমি , তোযারা সাহায্যকর টা 
ke FAL ৫ তি 22222 রে ৯ & 2 LANE 
10৬ 30 4৩৯19) ৬৬ ৮১৯) OU ৬৯১৩৩) ০৫ ৬১৩৩ oy 
প্র সে আগুনে তা পরিণত যখন অবশেষে _ তোমরা সে বলল দুই পরত প্রান্ত মাঝে সমান যখন ছু 
তু বলল মা টা (হাফরে)দম দাও , 2 করেদিল , ছু 
৯ রা ‘4 2 1১০৬ 5 © ১৭৩৯ 
৪1525) (6 2 85১৪5 015৬5 BOGE এ ৮ 9 - 
Bরী তারা সক্ষম না এবং তাতারা যে তারা অতঃপর গলিত - তার আমি আমাকে 


হত অতিন্্রম করবে সক্ষম হত না তামা উপর ঢেলে দিই, এনেদা 
রর 


GE Ln 


ee EE ১০১২৭ 
৯১। এ ছিল তাদের অবস্থা। আর যুল কারনাইনের নিকট যা কিছু ছিল তা আমরা জানতাম। ৯২। অতঃপর সে (অপর এক 
অভিযানের) প্রস্তুতি গ্রহণ করল। ৯৩। সে যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌছিল তখন সে তাদের নিকট একটি জাতির 
লোকদেরকে পেল, যারা কথা-বার্তা খুব কমই বুঝতে পারে। ৯৪। সেই লোকেরা বলল যে, "হে যুলকারনাইন! ইয়াজুজ ও মাজুজ২৪ 
এতদাঞ্চলে চরম অশান্তির সৃষ্টি করে ফিরছে। আমরা কি তোমাকে এই কাজের জন্য- যে তুমি আমাদের ও তাদের মাঝে একটি বাধ 
বেধে দিবে - তোমাকে কোন কর দিব?” ৯৫। সে বললঃ আমার রব যা কিছু দিয়ে রেখেছেন তাই প্রচুর। তোমরা শুধু খাটুনি করে 
আমাকে সাহায্যে কর। আমি তোমাদের ও তাদের মধ্যে মজবুত দেয়াল নির্মাণ করে দিব। ৯৬। আমাকে লোহারপাত এনে দাও। শেষ 
পর্যন্ত যখন সে উভয় পাহাড়ের মধ্যবর্তী শুণ্যস্থান পূর্ণরূপে ভরে দিল, তখন লোকদেরকে বললঃ "এখন আগুনের কুন্তলি উত্তপ্ত বর। মী 
শেষ পর্যন্ত যখন (এই লৌহ-প্রাচীর) সম্পূর্ণরূপে আগুনের মত লাল হয়ে উঠল, তখন সে বললঃ "আনো, আমি এখন এর উপর গলিত 
সু তামা ঢেলে দেব, ৯৭। (এই দেয়াল এমন ছিল) ইয়াজুজ ও মাজুজ এর উপর হতে পার হয়ে আসতে পারত না। আর তাতে সুভ | 


চু ও ছিল তাদের জন্য আরো দুক্র। - 
২৪) ইয়াজুজ মাজুজ হচ্ছে এশিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের সেই জাতিগুলি যারা প্রাচীনকাল থেকে সত্য দেশগুলির উপর বং 


এ 2 
বর্বর হামলা চালিয়ে এসেছে এবং মাঝে মাঝে প্লাবনের মত উদিত হয়ে এশিয়া ও ইউরোপ উভয় দিকেই মোড় নিতে থাকো 


হিষকিষেলের কিতাবে (৩৮-৩৯ অধ্যায়) রুশ ও তোবল 
রর (বর্তমান তোবলক্স) এবং মস্ককে (বর্তমানে মস্কো) এদের এলাকা বলে 
ডে করা হয়েছে। ইসরাঈলী উতিহাসিক ইউসিফুস ইয়াভূজমাজূজ অর্থে সিথিয়ান কওম বুঝেছেন- যাদের এলাকা ছিল 


০০০০০০১০০০3 উত্তৰ কাস্পয়া 415 শে 


সূরা আল-কাহাফ -১৮ ১৭৫ পারা-১৬ 
পসরা যারা 


29:52:৫৮ Ad Pd P37 PEA 
Res ০৮5 769 ০৯ ১ ৩৬ রে 15535 (৩৪ £ 21৩ 0৬৪ 
a ae এটা প্র 


রবের নি রবের হতে বলল 
এটি EX শর 2০০ 
Lod 


Ud cd on 
75) 3 RED 5092৫ 0 Fr ১৮০ 


PA 
রা রে মধ্যে তরঙ্গের সে 


চারে হল জলদ লেই 
পার্ট 2 Ged ও wet Ad EAA 
ul OLE ০2০ ০ ০৪৯ ৬৪৮ $ OL বি 
দৰ যাদের (যথা যথ) সেদিন জাহান্নামকে আমার পেশ এক সঙ্গে অতঃপর তাদেরকে 
পেশকরা এ করব আমরা একত্রিত 
রি উপ রর তেজ] জল এ 7 টি CRE 24 Le 28 292924 37 i 
১৫০০ ০১৯০৪০০২৯16 3 ৮5 ৬৮ 9৬৬ 3 স্পা SSE 
8 শুনতে সক্ষম হত না তারাছিল এবং টা থেকে পর্দা মধ্যে তাদের চোখ ছিল স্্ 
[| গুলোর 
| €%৫ a 2০৫ পর রত 


ও পাও £29 ৩ ও EH ০৩৯ (ন 
০৩০ 5) EB G33 G2 উস 95৬৫ ঠা চি ৩4০ 
টি নিশ্চয়ই অভিভাবক আমাকেছাড়া আমার তারা গ্রহণ যে : 
করে রেখেছি ১ আমরা রূপে +বান্দাদেরকে করবে | 

পাও 5 ১৫৮৯ 2 2 সি তিনে ৪ দে 25 A232 ভাতে 
- ০০৩১ CE en) £5 2S ON LAY 
শ যাদের কর্ম সমূহে জি তৈরি কি বল এ 0৮ জাহান্নামকে 
সম্বন্ধে ধরব দিব আমরা 

#22 (5 22 2257 ৫ ১৮ ৮১৫ রা ১৪৪১ 

০0৩০ ০১৮০ EIU ১242 রা ৮:5৩ 42 4১০0০ 
ll কর্ম উত্তম করছে যে গল তারা অথচ দুনিয়ার জীবনের মধ্যে তাদের বিভ্রান্ত 
ll তারা প্রচেষ্টা হয়েছে | 


| ৯৮। যুল কারনাইন বললঃ এ আমার রবের রহমত; কিন্তু যখন আমার রবের ওয়াদার নির্দিষ্ট সময় আসবে তখন তিনি তাকে 'Hী 
| ধূলিস্মাৎ করে দিবেন। আর আমার রবের প্রতিশ্রুতি ওয়াদা বরহক নিঃসন্দেহ।” ৯৯। আর সেদিন২৫ আমরা লোকদেরকে ছেড়ে সর 
সুর দেব, (সমুদ্রের তরঙ্গমালার মত তারা) পরম্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে। আর শিংগায় ফুক দেয়া হবে এবং আমরা সব মানুষকে | 
প্রি এক সঙ্গে একত্রিত করব। ১০০। সেদিন জাহাম্নামকে কাফেরদের সামনে এনে উপস্থিত করব। ১০১। সেই কাফেরদের সামনে, যারা | 
আমার নসীহতের ব্যাপারে অন্ধ হয়েছিল। আর কিছুই শুনতে সক্ষম ছিলনা। EB 
ঘর রুকু-১২ ১০২। তাহলে এই লোকেরা যারা কুফরী নীতি গ্রহণ করেছে- কি এই কথা মনে করে যে, আমাকে ছেড়ে তারা | 
সু আমার বান্দাদেরকে নিজের কর্মকর্তা বানিয়ে নেবে? আমরা এসব কাফেরদের মেহমানদারীর জন্য জাহান্নাম তৈরী করে রেখেছি। সু 
Hl ১০৩। হে মুহাম্মদ! তাদেরকে বলঃ আমরা কি তোমাদেরকে বলব নিজেদের আমলের দিক দিয়ে সবচেয়ে ব্যর্থ ও অ সফল লোক সর 
মী কারা? ১০৪। তারা হচ্ছে সেই সকল লোক দুনিয়ার জীবনে যাদের যাবতীয় চেষ্টা ও সাধনা সঠিক পথ হৃতে বশ হয়ে গেছে। 

আর তারা বুঝতে থাকে যে, তারা সব ঠিক কাজ করছে । ঁ 


ছু (২৫)অর্থাৎ কিয়ামতের দিন ।কিয়ামতের সত্য প্রতিশ্রুতির প্রতি যুলকারনাইন যে ইংগিত করেছিলেন তার সাথে সংগতিপূর্ণভাবে 
জের টেনে এই আয়াতে এরশাদ করা হয়েছে । - 


ইউ রাঃ রাজ হা ভা চে তাজা রাহা রাহ রা ঢা জার হর) ছা রি হর) হারে চা হয ভে রা রর পার ঢা 0] চার ছায়া রা ছা! চা ভাজ জা টি 


1 


nil.) 


সূরা আল-কাহাফ -১৮ ১৭৬ পারা-১৬ 
নি ee TCT ELL AE রে লারা তে তত 


» ১৮ L ন ৫ 2 wr 2 ক 4 
" 29 5 SS re el ওত চি; 3 5 5 BRS ও ৩5158 
সরু কায়েম ১ তাদের অস্বীকার (তারাই) এসব শ্ব 
ভুল রব, আমরা না কাজগুলো শপ টা রর সহ করেছে যারা লোক, 
7244 ৩০৪ রত টিলার হিলি পা) ৭ ৮2৮ ০৫1 ৮০ ৮৩৩ 
ulus 2 12 উকি ৩ -১৮5 Dol; 245 ১৯) প্রি ॥ 
- গ্রহণ ও অস্বীকার মা তাদের প্রতিফল কিয়ামতের দিনে 37 
ছু করেছে জন্যে 

El ৩ 9৮৪) 1৮৮ 2 দিত ওঠো] CLO ৩৮৭১ 5 al 
স্তর তাদের রয়েছে দিন দর কা ও টি বর দহ বিগ ও 

করেছে এন কেও নদৰ্শনাবলী্ু 
টি EA 43৫ পর্ণ আছ ওত A ডি LY এপ 012 ৮ ছু 
০৩ ©) > ৪০ ০১ NY ৪৪ ৬৫৬১৯ ৬ ১১১১৪ তৰ 
সর বল স্থানান্তর তাথেকে তারাচাইবে না 5 ৪৪ ফিরদৌসের জান্নাত ছু 

সমূহ 
lo, DA SA ৮ 2/ Ald 24 / 11/% 22 BE 
৮ EFC (LF ১স্পী ৩৫ 25 রা 0৩, ০০106 De 
৬৬০০ $ 

টী কথ৷ সমূহ শেষ হবার পূর্বেই সমুদ্র আমার কথা সমূহ (লেখার) সমুদ্র হয় যাদ ছু 
| SUE রবের (লেখার জন্যে) কালি ডু 
7০5 TLS 4% 4 (4 {4-254 
৪০৮৩5 2 1 5) 05645 ৬৯ 2 5 3 
সর ওহী তোমাদের একজন আমি শুধুমাত্র বল সাহার্ার্থে তার সমান যদিও এবং আমার ছু 
ষ্লু করা হয় মত মানুষ (সমুদ্র) নি রবের ছু 
ঘর 21১৮1 ৬৫ 2) | ১০৩পার তর্ট EEA SS 49! 51) শন চি 
শত 2.) (AN) > ok (৩১ এ 201 [ ~ ৮ Gly 
Ere MRE EL ME ইলহি তোমাদের যে আমার সু 
সু কাজকরে যেন রবের ইলাহ Bp ছি রর 
woul LL হা ৩)১৯ শ্ব $ 0০ NSE 
(অন্য) তার রবের তরি ইবাদতের শির্ক করে না এবং নেক কাজ 
|] কাউকে ক্ষেত্রে Hl 


- ১০৫ ইহারা সেই লোক খারা তাদের রবের আয়াতসমুহ মেনে নিতে অসবীকার করেছে এবং তার নিকট উপস্থিত হওয়ার বিষয়ও 


বিশ্বাস করেনি। এ কারণে তাদের যাবতীয় আমল বিফল হয়ে গেল ।কিয়ামতের দিন আমরা তাদেরকে কোন গুরুতৃই দেব না। ১০৬। 
দ্র তাদের পরিণাম হচ্ছে জাহান্নাম, সেই কুফরের পরিবর্তে যা তারা করছে। আর সেই ঠাট্টা-বিদ্রুপের বদলে যা তারা আমার আয়াত 
সমূহের প্রতি, আমার নবী- রসূলদের সাথে করছিল। ১০৭। অবশ্য যে সব লোক ঈমান এনেছে, আর নেক আমল করেছে তাদের ষ্্ 
সর মেহমানদারী করার জন্য ফেরদাউসের সজ্জিত বাগান রয়েছে ১০৮। সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে। আর কখনই সে স্থান ্ন 
El হতে বের হয়ে কোথাও যেতে তাদের মন চাইবে না। ১০৯। হে মুহাম্মদ! বল, সমুদ্রগুলি যদি আমার রবের কথা সমূহ লিখার জন্য | 
কালি হয়ে যায়; তা হলে তা ফুরিয়ে যাবে, কিন্তু আমার রবের কথা লেখা শেষ হবে না; বরং এই সমুদ্র পরিমাণ কালি যদি আমরা ত্র 
রি আরো এনে দিই সাহাযার্থে, তবে তাও যথেষ্ট হবে না২৬। ১১০। হে মুহাম্মদ বলঃ আমি তো একজন মানুষ মাত্র, তোমাদেরই মত। 
আমার নিকট ওহী পাঠানো হয় যে, তোমাদের রব শুধুমাত্র এক ও একক। অতএব যে লোক নিজের রবের সাথে সাক্ষাতের জন্য 
আশান্বিত হবে, সে যেন নেক আমল করে এবং বন্দেগী ও দাসত্বের ব্যাপারে নিজের রবের সাথে অপর কারো শরীক বানিয়ে না নেয়। সু 
২৯২৯২ 


(২৬) আরাহত' আদার কথার অর্থ তীর কাজ, তীর কামালাত, তার পূর্তাসূচক গুন-বৈশিষ্ট্য, তার শক্তি, মহিমা ও তার জ্ঞানকৌশল। - 


Be on se wo জা ছা ছা হজে চারে হও! SE ME DED MD RE হাঃ চা EN হয a হজে EE উর ভে চা DN DE UE Em EE ছা তা টি 


বিসমিল্লাহির রাহমানির বাকী 
বাংলা ভাষায় এ পর্যন্ত পবিত্র কোরআন মজীদের বেশ কয়েকটি সরল অনুবাদ ও তাফসীর প্রকাশিত হয়েছে। এসব অনুবাদ 
ও তাফসীরের মাধ্যমে' পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা জানা অনেকাংশে সহজ হয়েছে। তবে হারা দ্বীনি মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে 
অধ্যয়ন ক্চরেছেন স্রগথা ইংরেজী শিক্ষিত হওয়া সত্তেও দ্বীনের দা'রী হিসেবে আল্লাহ্‌র বান্দাদের মধ্যে দ্বীনের দাওয়াত পৌছে দিচ্ছেন 
তাদের জন্য সরাসরি আরবী শব্দ বুঝে পবিত্র কোরআনের ভাবার্থ অনুধাবন করার মত তর্জমার অভাব রয়েছে। এ দিকে লক্ষ্য রেখে আজ 


হতে প্রায় ১৫ বছর পূর্বে পকির কোরআনের শাব্দিক তর্জমার কাজ শুরু করি। প্রায় ১৪ বছরের মেহনতের পর মহান আল্লাহ ভৌফিক . 


দিয়েছেন এ কাজ সম্পূর্ন করার। 

এ কাজে সব থেকে বেশী সহায়তা পেয়েছি আমার কর্মজীবনের শ্রেয় সহকর্মী মোহামেস ও মোফাসূসেরগণের যারা আল- 
আজহার, দামে, খাম, পবিত্র মক্কা ও মদীনা শরীফের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছেন। মহান আল্লাহ তাদেরকে যথাযোগ্য 
প্রতিফল দিন। যে সব তাফসীর ও তর্জমার সহযোগীতা নিয়েছি তার মধ্যে রয়েছেন মিশরের প্রখ্যাত মুকাষূসের মুফতী হাসানাইন 
মাথলুফের কালিমাতুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসীর, _সাফাওয়া্ুত তাফসীর, মা'আরেফুল কোরআন, 
তাফসীরে আশরাফী, শায়খুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান ও শায়খুল ইসলাম হযরত মাওলানা শাব্বিয় আহম্মদ ওসমানীর 
তাফসীর ও তর্জমায়ে কুরআন । মূলতঃ পবিত্র কোরআনের শাব্দিক তর্জমার মূল অবলম্বন তাঁর এই বিখ্যাত শাব্দিক তর্জমা। এছাড়া মক্কা 
শরীফের উন্মুল রুরা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের তৃতপূর্ব অধ্যাপক ডঃ আবুল্লাহ আব্বাস নদতীর Vocabulary of the Holy 
(018, মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহসীন খানের Interpretation of the mearfiings of the Noble Quran, (এতে 
তাবারী, ইবনে কাসীর ও আল কুরতুবীর সার সংক্ষেপ রয়েছে) ও অধ্যাপক ইউসুফ আলীর The Quran, Translation and 
C০mmentry এ তর্জমার ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করছে। তবে শাব্দিক তর্জয়া দ্বারা অনেক সময় পির কোরআনের 
আয়াতগুলোর বক্তব্য অনুধাবন সম্ভব নয়। তাই শব্দার্থের সাথে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আলা মওদুদী (রঃ) এর 
তর্জমায়ে কুরআন হতে সূরার নামকরণ, শাণে নুজুল, বিষয়বন্তু, ভাবার্থ ও টিকা সংযোগ করেছি যাতে মর্মার্থ বুঝতে অসুবিধা না হয়। 

শব্দার্থ থেকে ভাবার্থ অনুধাবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে । যেমন - (১) কোম ফোন শব্দের এক জায়গায় এক 
অর্থ, অন্য জায়গায় অন্য অর্থ করা হয়েছে। স্থান ও প্রসঙ্গ ভেদে অর্থের এ বিভিন্নতা হতে পারে। অনেক সময় এ শব্দের আগে বা পরে 
কিছু সহকারী শব্দ আসার কারণেও এ পরিবর্তন আসতে পারে। (২) কোন কোন আরবী শব্দের নীচে আদৌ”কোন বাংলা অর্থ নেই। 
অনেক সময় এ ধরনের শব্দ, বাক্য গঠনের পূর্বে ব্যবহার করা হয়, এর কোন পৃথক অর্থ থাকে না। পুরা বাক্যের উপরই এর অর্থ প্রকাশ 
পায়। (৩) যে সব ক্ষেত্রে দুইটি আরবী শব্দ মিলে একটি বাংলা শব্দ হয়েছে, সেখানে আরবী শব্দ দুটোর লীচে মাঝখানে বাংলা প্রতিশব্দটি 
সেট করা হয়েছে। (8) কোন কোন শব্দের নীচে বা আগে-পরে বাংলা শব্দ দেওয়ার পর বন্ধনীর মধ্যে আরও কিছু শব্দ যোগ করা হয়েছে, 
যাতে অর্থাটি আরও স্পষ্ট হয়ে যায়। (৫) পবিত্র কোরআনে আখিরাতের বিশেঘ ঘটনা বর্ণনার ক্ষেত্রে অতীত ঝাল ব্যবহার কয়া হয়েছে - 
এগুলো এমন, যেন ঘটনাটি ঘটেই গিয়েছে; এতে আর কোন সন্দেহের অবকাশ নেই। এভাবে আখিরাতে, তবিহ্যতে খটবে এমন কিছু 
কিছু বিষয়ে পবিত্র কোরআনে ক্রিয়ার অতীত কাল ব্যবহার হলেও তর্জমায় ভবিষ্যত কাল (অর্থাৎ এমন ঘটবেই) ব্যবহার করা হয়েছে। 
মোট কথা হলো, পবিত্র কোরআনের অর্থ শিক্ষার ক্ষেত্রে শবদার্থের সাথে মর্মার্থ অবশ্যই পড়তে হবে। এছাড়া সূরায় নামকরণ, শাণে নুদ্ধুল, 
এতিহাসিক পটভূমিকা ও বিষয়বস্তু পড়ার পর পবিত্র কোরআনের আরাতগুলো অর্থসহ অধ্যয়ন করতে হবে । এভাবে কমপক্ষে দু'-তিন 
পারা বুঝে পড়তে পারলে অন্যান্য অংশের অর্থ অনুধাবন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ । এর পরও গভীরভাবে কোরআন মজীদ 
অনুশীলনের জন্য কোন নির্ভরযোগ্য তাফসীরের সাহায্য “নয়া প্রয়োজন । তবে পবিত্র কোরআন অনুশীলনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন 
হল বাস্তব ময়দানে দ্বীনের দাওয়াত পেশ ও নিজের জীবনে তা বাস্তবায়ন করা । এভাবেই পবিত্র কোরআনের মর্মার্থ তার অনুশীলনফারীর 
সামনে সুস্পষ্ট হয়ে উঠবে । মহান আল্লাহ আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। 

সর্বশেষে মহান আল্লাহ রাববুল আ'লামীনের কাছে সীমাহীন শুকরিয়া আদায়'করছি যিনি আমাকে এ কাজের তৌফিক দান 
করেছেন। এতে যা কিছু অনিচ্ছাকৃত ক্রটি হয়েছে তার জন্য তারই কাছে ক্ষমা চাচ্ছি। আর এ প্রচেষ্টাকে তিনি যেন আমার নাযাতের 
অসিলা বানান - এ দোয়াই করছি। 

অতিউ্ন্স রহমান খান 
জেদ 
রবিউস সানি-১৪২১ হিঃ 
- জুলাই-২০০০ 
শ্রাবন-১৪০৭ বাং 


পা শক পুশ 
; : টি RPP PORE BORO ERROR RCE শি ললিত 
EE El Ea VE সারির রি শর রি শির হয 8292292869০ Ht Oot EL ‘anna -আ-জ-আপ্রিজ -জ 


স্পা 


EF CLD HELE FH CHL OO CY 


LP 


84385 ১৫৮ 
ৰ 
জজ) উজ 


নু 


৯৫) 


২ । সূরা আল-ফোরকান ১৮/১৯ ২৩৩ 


্‌ ্‌ তু Ee! 
বি 3: PE 
৯৫ 
রী 
ৰ্ধ 


হু = 
ME 
জানত 
t 
ld + 


ms 0s RRB: msm. MEO, MRE mm. nnn... EB. mn Em HB mm, BEDE, RR U.N, 


তত Et NOEs one En Tent 


এই সূরার নাম এই আন্লাতাংশটি হতে গ্রহণ করা 
হয়েছে। এর তাৎপর্য এই যে, নী Ee 


নাযিল হওয়ার সময়-কাল 


এই সূরাটি মুসলমানদের হাব্শায় হিজরত করার পূর্বে নাযিল হয়েছিল। নির্ভরযোগ্য হাদীসের বর্ণনা হতে জানা যায় 
যে, ইলা নর রহিত ছা হয ভৰ যাচে 
সূরাটি আদ্যপান্ত পাঠ করে শুনিয়েছিলেন। 


এঁতিহাসিক পটভূমি 


রা ইতিহাসের যে অধ্যায়ে এই সূরাটি নাযিল হয়েছিল সূরা কাহাফ-এর ভূমিকা প্রসংগে আমরা তার কিছুটা বর্ণনা 


দিয়েছি। কিনতু সেই সংক্ষিপ্ত বৰ্ণনা এ সূরাকে এবং এ সময়কার অনান্য সূরাকে বুঝবার জন্য যথেষ্ট নয়। এ কারণে 
আমরা এখানে তখনকার অবস্থার বিস্তারিত বর্ণনা দিতে চেষ্টা করবো। 


কুরাইশ সর্দার ও নেতাগণ হাসি-ঠাট্টা, বিদ্রপ, প্রলোভন ও ভীতি প্রদর্শন এবং মিথ্যা অভিযোগ-দোষারোপের 
প্রচারণা দ্বারা ইসলামী দাওয়াতওআন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে অবশেষে অত্যাচার, উৎপীড়ন, মার-পিট 


এবং অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার ব্যবহার করতে শুরু করল। প্রত্যেক গোত্রের লোকেরা নিজেদের | 


গোত্রের নও-মুসলিমদের জীবনকে অতিষ্ঠ করে তুলল। আর নানাভাবে নিপীড়িত করে, বন্দী করে, ক্ষুৎ- 
পিপাসায় কষ্ট দিয়ে - এমনকি শারীরিক নিগ্রহ ও নির্যাতন চালিয়ে তাদেরকে ইসলাম ত্যাগ করতে বাধ্য করার 
চেষ্টা করল। 'এ পর্যায়ে বিশেষ ভাবে দরিদ্র সম্প্রদায় এবং যে সব ক্রীতদাস ও আজাদ ক্রীতদাস সম্প্রদায় 
কোরাইশদের অধীনতা পাশে জাবদ্ধ ছিল তাদেরকে মর্মান্তিক ভাবে নিষ্পেষিত করা হুত। বেলাল, আমের ইৰ্নে 
ফুহাইরা, উদ্মে উবাইস, জিন্নিরাহ, আম্মার ইব্নে ইয়াসের এবং তাদের পিতা-মাতা ও অন্যদের অবস্থা ছিল 
Cs সবচেয়ে বেশী খারাব। এই সব লোককে মেরে মেরে আধ-মরা করে দেওয়া হত, ক্ষুধায় কাতর অবস্থায় বেধে, 
রাখা হত, মক্কার উত্তপ্ত বালুকা রাশির উপর মরুভূমির প্রথর রৌদ্রে শুইয়ে রাখা হত এবং বুকের উপর ভারী পাথর 
দা চাপিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা মরে মরণ জালা দেয়া হত। শ্রমজীবীদের দিয়ে নানা কাজ করানো হত এবং তার 
|: মজুরী আদায় করার ক্ষেত্রে টাল-বাহানা করা হত। বুখারী ও মুসলিম শরীফে হযরত খাব্বাব-হবনূল ইরৃত বর্ণিত 
_ একটি হাদীস উদ্ধৃত হয়েছে। তাতে তিনি বলেনঃ 


আমি মায় ক্মকারের কাজ করতাম আস ইবনে ওয়েল আগার মারা কাছ করাল পরে আমি খল ভার : ঠা 
নিকট মজুরী আনতে গেলাম তখন সে বলল, “মুহাম্মদকে অম্যান্য:ও অস্বীকার-না করা পর্যন্ত তোকে মজুরী দেব 
চা] না।” 


এত লি DRE. a রা nnn ala a isn an slo ndaa as ails a ss ৪৭৪৯২৭৪৭৯৪৭ ২০৪৫৭২৭২১, 


অনুরূপভাবে যারা বাবসার করত, ত, তাদের গোটাকারবারবিন্ট করে ফেলার চেষ্টা করা হত। যারা সমাজে কোন না 
কোন ইজ্জত ও মান-মর্যাদার অধিকারী ছিল তাদেরকে নানা তাবে অপমানিত ও লাঞ্ছিত করা হত। এ সময় কার ‘ 
অবস্থা বর্ণনা প্রসংগে হযরত খাব্বার (রাঃ) বলেনঃ একদিন নবী করীম (সঃ) ক'বা ঘরের ছায়ায় বিশ্রাম ' 2 
করছিলেন। আমি তার খেদমতে উপস্থিত হয়ে আরজ করলামঃ “হে আল্লাহর রসূল, অত্যাচার ও যুলুমের তো এক 
| শেষ হয়ে গেছে। আপনি কি আল্লাহর নিকট দোয়া করবেন না?” এ কথা শোনার সঙ্গে সঙ্গে তার মুখ-মন্ডল 
| রক্তিম বর্ণ ধারণ করল । তিনি বললেনঃ “তোমাদের পূর্বে যারা ঈমানদার লোক ছিল তাদের ওপর তো এ থেরেও 
হল| কঠিনও দুঃসহ যুলুম অনুষ্ঠিত হয়েছে। তাদের দেহের অস্থি-মজ্জার উপর লোহা নির্মিত চিরুনি চালানো হত । 
রর তাদের মাথার উপর দিয়ে করাত টানা হত। কিন্তু এ সব সত্ত্বেও তারা দ্বীন ইসলাম ত্যাগ করতে প্রস্তুত হত না। 
প্র] নিশ্চিত জেনো, আল্লাহ তার কাজকে সম্পূর্ণ করবেনই। এমন কি, এমন এক সময়ও আসবে যখন একজন লোক 
'সানৃয়া’ হতে হাজরামাউত পর্যন্ত নির্ভয়ে সফর করতে পারবে এবং তখন সে আল্লাহ ছাড়া আর কাউকেও ভয় করবে না। 
কিন্তু তোমরা বড় তাড়াহুড়া করছ।” (বুখারী) 


এ অবস্থা যখন সহ্যের সীমা অতিক্রম করে গেল, তখন,“হাতীর বছরের'_৪৫ সনে (নবুয়্যত লাভের ৫ম বছর) নবী 
করীম (সঃ)-তীর সংগী-সাথীদের বললেনঃ: 


She bal As Ske Hl ০5১০০41৮294 8 


0 Pl bn CAF 4 ১2০০০ 
-“ তোমরা যদি হাবশায় (বর্তমান ইথিওপিয়া) চলে যাও তবে খুবই ভালে| হয়। কেননা সেখানে এমন একজন | 
বাদশাহ আছেন যার রাজত্বে কারও ওপর যুলুম করা হয় না। তা কাল্যাণের দেশ। যতরদিনে আল্লাহ তোমাদের | 
জন্য বর্তমান বিপদ হতে মুক্তি লাভের অপর কোন ব্যবস্থা না করে দেন ততদিন তোমারা সেখানেই অবস্থান | 
করতে থাক।” এ কথা শুনে প্রথমে এগার জন পুরুষ ও চারজন মহিলা মুসলমান ইথিওপিয়ার পথে রওনা হয়ে 
- যায়। কুরাইশের লোকেরা সমুদ্র তীর পর্যন্ত তাদের ধাওয়া করে।। কিন্তু সৌভাগ্যবশত, শুয়াইবীয়ার সমুদ্ব বন্দরে | 
রর , সময় মতই তারা পারের নৌকা পেয়ে গিয়েছিল। এ জন্য তারা গ্রেফতার হওয়া হতে রক্ষা পেয়ে গিয়েছিল। . | 
টি অতঃপর কয়েক মাসের মধ্যে আরও কিছু লোক হিজরত করে সেখানে যায় । এভাবে সেখানে ৮২ জন পুরুষ, ১১ 
রিট জন মহিলা ও ৭ জন অ-কুরাইশী মুসলমান একত্রিত হয়। আর এদিকে মক্কায় নবী করীম সেঃ)-এর সঙ্গে রইলেন 
হা মাত্র ৪০ জন লোক। 


এই হিজরতের কারণে মন্ধার ঘরে ঘরে ক্রোন্দনের রোল পড়ে গেল। কেননা কুরাইশ বংশের কোন ঘর বা 
পরিরারই এমন ছিল না যার কোন না কোন সন্তান এই মুহাজিরদের মধ্যে শামিল ছিলনা । কারও পুত্র গেছে, 
কারও গেছে জামাতা, কারও কন্যা, কারও ভাই, আবার কারও ভগ্নী । আবু-জেহেলর ভাই সালমা ইবৃনে হিমাশ, 
তার চাচাতো ভাই হিশাম ইবনে আবু হ্যাঈফা ও আইয়াশ ইবনে আবী রাবীয়া এবং তাঁর চাচাতো বোন হযরত 
উম্মে সালমা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবীবা, উত্বার পুত্র আর কলিজাভক্ষণকারিনী হিন্দার আপুন ভাই আবু 
হ্যাইফা, সুহাইল ইবনে আমরের মেয়ে সাহলা -এমনি ভাবে অন্যান্য কুরাইশ সরদার ও প্রখ্যাত ইসলাম- 
দুশননদের কলিজার টুকরাগণ দ্বীন-ইসলামের জন্য নিজেদের ঘর-বাড়ী পরিত্যাগ করে বাইরে বের হয়ে পড়ল। 
এ কারণেই এ ঘটনার সরাসরি প্রভাব পড়েনি এমন কোনও ঘর ও পরিবারই তখন ছিল না । কেউ কেউ এ কারণে 
ইসলামের দুশমনীর ব্যাপারে অধিকতর কঠোর ও নির্মম হয়ে পড়েছিল। আবার অনেকের মনে তার প্রতিক্রিয়া 
| এমন দেখা দিল যে, শেষ পর্যন্ত তারা,মুসলমান না হয়ে থাকতেই পারল না।-এ ঘটনাটি হযরত উমরের ইসলাম 


সুরা মারয়াম - ১৯ | ৭ { ২১০ 
[চলা স্ব নতুন “আমি. 
হিযরতের জন্যে আমার জিনিস-পত্র বাধা-ছাদা করছিলাম । আমার স্বামী আমের ইবনে রবীয়া কোন কার্ষোপলক্ষে 
ঘরের বাইরে গিয়েছিল। এরই মধ্যে উমর এসে উপস্থিত হল, আর দাড়িয়ে থেকে আমার ব্যস্ততা নীরবে লক্ষ্য 
করতে লাগল । কিছুক্ষণ পর বলতে লাগলঃ "আবদুল্লাহর মা! তোম'র কি চলে যাচ্ছ?' আমি বললাম $ হ্যা 
আল্লাহর শপথ তোমরা আমাদেরকে অনেক যন্ত্রনাই দিয়েছ! আল্লাহর পৃথিবী অতীব প্রশস্ত, বিস্তীর্ণ । আমরা এখন 

এমন এক স্থানে চলে খাব যেখানে আল্লাহ আমাদেরকে পরম নিরাপত্তা ও নির্যাতন-মুক্ত অবস্থা দান করবেন”। 

এই কথা শোনার সঙ্গে সঙ্গে উমর এত নম্র ও কান্ত হয়ে পড়ল যা আমি কখনই তার মধ্যে ইতিপূর্বে দেখতে 
পাইনি। সে শুধু এতটুকু কথা বলে উঠে চলে গেল যে, আল্লাহ তোমাদের সহায় হোন ৷” 


এই লোকদের হাবশায় চলে যাওয়ার পর কুরাইশ সমাজপতিগণ গভীরভাবে পরিস্থিতি বিবেচনা করতে বসে 
গেল। তারা সিদ্ধান্ত করল যে, আবু জেহেলের বৈপিত্রেয় ভাই আবদুল্লাহ ইবনে রবীয়া ও আমর ইবনে আসফে 
বহুমূল্য উপুটৌকনসহ আবিসিনিয়ায় পাঠানো হবে। তারা কোন না কোন রকমে সেখানকার বাদশাহ নাজ্জাশীকে 
এই মুহাজিরদেরকে দেশে ফিরিয়ে দিতে বাধ্য করবে। উম্মুল মু'মেনীন হযরত উন্মে সালমা (যিনি নিজে হাবশার 
মুহাজিরদের মধ্যে গণ্য ছিলেন)-এ ঘটনাটিকে খুবই বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ “কুরাইশ 
বংশের এ দু'জন্‌ ঝানু ও দক্ষ রাজনীতিবিদ আমাদের পিছনে পিছনে হাবশায় গিয়ে' পৌছিন। প্রথমের তারা 
নাজ্জাশীর পারিষদবর্গের মধ্যে বিপুল ভাবে উপহার-উপটৌকন বিতরণ করে এবং সকলকে মুহাজিরদের ফিরিয়ে 
দেয়ার ব্যাপারে নাজ্জাশীকে রাজী করার জন্যে মিলিত ভাবে চেষ্টা করতে বাধ্য করে। পরে প্রতিনিধিদ্ধয় সারাসরি 
নাজ্জাশীর নিকট উপস্থিত হল এবং তাকে বিপুল পরিমাণ বছুমূল্য 'উপটোকন দিয়ে বললঃ “আমাদের শহরের 
কতিপয় অর্বাটান লোক পালিয়ে আপনার এই দেশে এস পৌছেছে। আমাদের সমাজপতিরা আমাদের দু'জনকে: | 
তাদের ফিরিয়ে দেবার জন্যে আপনার দরবারে দরখাস্ত পেশ করার জন্যে পাঠিয়েছেন। এই অবুঝ বালকেরা '|ধু 
আমাদের দ্বীন ত্যাগ করেছে। কিন্তু আপনার স্বীনও তারা কবুল করেনি। বরং তারা এক নতুন অভিনব দ্বীন বের 
করেছে।” ' 


প| তাদের কথা শেষ হকার সংগে সংগে দরবারের চারদিক হতে সকলে বলে উঠল £ “এ লোকদেরকে অবশ্যই 

শী ফিরিয়ে দেয়া উচিত। এদের কি. দোষ তা তাদের জাতির লোকেরাই বেশী ও ভালোভাবে জানে, সেজন্যে | 
আমাদের চিন্তা করার দরকার নেই। এদেরকে এখানে থাকতে দেয়া উচিত নয়।” কিন্তু নাজ্জাশী বিরক্ত হয়ে | 
বললেনঃ “এভাবে তো আমি এই লোকদেরকে এদের হাতে সপে দিতে পারব না। যে সব লোক অপর দেশ ত্যাগ | 
করে আমার দেশের ওপর ভরসা করে আশ্রয় নেবার উদ্দেশ্যে এখানে এসেছে আমি তাদের প্রতি বিশ্বাসঘাতকতা 
করতে পারব না। প্রথমে আমি এ লোকদের ডেকে তদন্ত করব, এ লোকেরা নিজেদের সম্পর্কে যা কিছু বলে তা 
কতখানি সত্য ।” অতঃপর নাজ্জাশী রসূলে করীম (সঃ)-এর সাহাবীদেরকে নিজের দরবারে ডেকে পাঠান। 


নাজ্জশীর আহ্বান পেয়ে মুহাজির মুসলিমরা একত্রিত হন এবং পারস্পারিক পরামর্শ করে বাদশাহর নিকট কি বলা 
হবে তা ঠিক করেন। তারা সর্বসম্মতি-ক্রমে সিদ্ধান্ত করলেন, নবী কারীম (সঃ) যে শিক্ষা তাদেরকে দিয়েছেন 
: |%8| কোনরূপ হ্রাস-বৃদ্ধি না করে তাই তার সামনে পেশ করবেন। নাজ্জাশী তাদেরকে এখানে থাকতে দেয় আর লা 
.: | 4... দেয়, সে বিষয়ে কোনই চিন্তা করা চলবে না। তারা দরবারে পৌছিলে নাজ্জাশী সর্বপ্রথম প্রশ্ন করলেনঃ “তোমরা 

£| নিজেদের দেশের প্রচলিত দ্বীন ত্যাগও করলে আর আমার দ্বীনও কবুল করলে না, না দুনিয়ার অন্য কোন প্রচলিত 
দ্বীন কবুল করলে, এ তোমরা কি করলে? তোমাদের এই নতুন দ্বীন কি?” এর জবাবে মুহাজিরদের পক্ষ হতে . | 
হযরত জাফর ইবনে আবু তালিব একটি উপস্থিত বক্তৃতা পেশ করেন। বক্তৃতায় তিনি প্রথমে আরবের 


এ প্র রে nena 
এ ৮ mn 


1. আআ, ছা, se. nu, জং জি, জ. 00, জং জ। জো আভা জি) ক. জে, ভা e, গর জ। জু) জা 
mE A.B a mn ED... 4৮ এর পা. আজ. এছ. আর এজ এজ 


2)-এ্রর আগমণ | 
বৃত্তান্ত উল্লেখ করে তাঁর দেওয়া শিক্ষার বিস্তারিত ব্যাখ্যা দান করেন! নবী করীম (সঃ)-এর আনুগত্য স্বীকার [8 
করার কারণে লোকদের উপর কুরাইশরা যে সব অ'ড্যাচার-যুলুম চালিয়েছে তারও বিবরণ পেশ করেন। শেষ. 
| পর্যায়ে তিনি অন্য দেশের পরিবর্তে এ দেশে আশ্রয় গ্রহণের কারণ বর্ণনা প্রসংগে বলেন যে, আমরা আপনার 
|. দেশে এ আশা নিয়ে এসেছি যে, আমাদের উপর কোনরূপ যুলুম করা হবে না। নাজ্জ্বণী এ ভাষণ শুনে বললেনঃ 
শট আল্লাহর নিকট হতে তোমাদের নবীর প্রতি যে কালাম নাজিল হয়েছে বলে তোমরা দাবী কর তার খানিকটা 
আমাকে শুনাও। হযরত জাফর সূরা 'মারয়ামের প্রাথমিক আয়াত সমূহ পাঠ করে শুনালেন। এ আয়াত সমূহে 


| রা হযরত ইয়াহইয়া ও হযরত ঈসা (আঃ) সম্পর্কে বর্ণনা রয়েছে। নাজ্জাশী এ মনোযোগের সঙ্গে শুনেন । শুনতে” রি 


শুনতে তিনি কাদতে আরম্ভ করেন৷ চোখের পানিতে তাঁর দাড়ি ভিজে গেল। হযরত জাফর যখন কোরআন পাঠ 
হা] শেষ করলেন, তখন তিনি বললেনঃ “এ কালাম এবং হযরত ঈসার নিয়ে আসা কালাম যে একই মুল উৎস হতে 
| উৎসারিত হয়েছে, তাতে কোনই সন্দেহ নেই। আল্লাহর শপথ, আমি তোমাদেরকে কিছুতেই এদের হাতে সপে 
রি দেব না।” ঝা 

ত্য দ্বিতীয় দিন আমর ইবনে আস নাজ্জাশীকে বললঃ “মরিয়ম-পুত্র ঈসা সম্পর্কে এদের আকীদ্] কি, তা এদের ভেকে 
কা) একবার জিজ্ঞাসা করে দেখুন । এরা তো তীর সম্পর্কে খুব বড় একটা কথা বলে ।” নাজ্জাশী পুনরায় মুহাজিরদের 
| ডেকে পাঠালেন । সুহাজিররা আমরের-এই নতুন যড়যন্ত্রের কথা জানতে পেরেছিলেন ।-ভারা একত্রিত হয়ে আবার 
পরামর্শ করলেন যে, নাজ্জাশী হযরত ঈসা (আঃ) সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা কি বলবে? খুবই জটিল অবস্থা 
দেখা দিয়েছিল। এজন্যে সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু তা সত্তেও রসূলের সাহাবীরা ফয়সালা করলেনঃ . 


টা যা হয় হবে, আমরা তো তাই বলব, যা আল্লহ বলেছেন ও আল্লাহর রসূল শিক্ষা দিয়েছেন। পরে তারা দরবারে 


রা উপস্থিত হলে নাজ্জাশী যখন আমরের উত্থাপিত প্রশ্নটি তাদের সম্মুখে পেশ করলেন, তখন জাফর ইবনে আবু 


নী তালিব দাড়িয়ে অকুঠিত ভাষায় বললেনঃ 

| - “তিনি আল্লাহ বান্দাহ, তার রসূল, তার নিকট হতে আসা এক রুহ, একটি বাণী, আল্লাহ তাকে কুমারী কন্যা 
রা] মরিয়মের গর্ভে প্রক্ষিপ্ত করেন।” 
চু| নাজ্ছাশী এ কথা শুনে মাটি হতে এক তৃণ-খ্ড তুলে নিলেন। আর বললেনঃ “আল্লাহর শপথ, তুমি যা বলছ ঈসা | 
শা (আঃ) তা থেকে এই তৃণ-খন্ডের চেয়ে বিন্দুমাত্র অধিক কিছু ছিলেন না।” অতঃপর নাজ্জাশী কুরাইশদের প্রেরিত | 
সব হাদীয়া-তোহফা ফেরত দিয়ে বললেনঃ “আমি ঘুষ খাই না।” আর মুহাজিরদের বললেন “তোমরা নিশ্চিন্তে 
এখানে বসবাস কর।” | 


আলোচ্য বিষয় 


এই এঁতিহাসিক পটভূমি সামনে রেখে এ সূরাটি সম্পর্কে আমরা যখনই বিবেচনা করি তথন সর্বপ্রথম আমাদের 
সামমে একথা উদ্ভাসিত হয়ে ওঠে যে, মুসলমানরা এক মধলুম আশ্রয়প্রার্থী দল হিসেবে নিজেদের জন্মভূমি 
পরিত্যাগ করে অপর দেশে যাচ্ছিলেন, কিন্তু এ অবস্থায়ও আল্লাহতা'আলা দ্বীনের ব্যাপারে কোনরূপ সমঝোতা বা 
দুর্বলতা প্রদর্শনের কোন শিক্ষাই দেননি। বরং বিদেশ যাত্রার সময় এ সূরাটিকে তাদের সংগের সম্বল করে দিলেন, 
যেন খৃষ্টানদের দেশে হযরত ঈসা (আঃ) সম্পর্কে সম্পূর্ণরূপে নির্ভুল ও সঠিক ধারণা পেশ করতে পারেন এবং যেন 
দা তারা হযরত ঈসা (আঃ)-এর “আল্লাহর পুত্র” হওয়ার কথা স্পষ্টভাবে অস্বীকার করতে এবং এই ভুল আকীদার 


সূরাটির প্রথম দুই রুকুতে হযরত ইয়াহ্‌ইয়া ও হযরত ঈসা (আঃ)-এর কাহিনী শুনাবার পর তৃতীয় রুকুতে | 
| তদানীন্তন সময়ের অবস্থার পরিপ্রেক্ষিতে হযরত ইবরাহীম (আঃ)-এর কাহিনীও শুনানো হয়েছে। কেননা এরূপ | 


_ অবস্থায়ই তিনি তার পিতা, বংশ ও দেশবাসীর যুলুমে অতিষ্ঠ হয়ে স্বদেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন । এ 
কাহিনী বলে একদিকে মন্ধার কাফেরদেরকে এ শিক্ষা দেয়া হয়েছে যে, এখন হিজরতকারী মুসলমানরা ইবরাহীম 
| (TT আর তোমরা সেই যালেমদের ভুমিকা অবলম্বন করে আছ যারা তোমাদের পিতা 

ইবরাহীম (আঃ)-কে তার ঘরবাড়ী হতে বহিষ্কৃত করেছিল, এবং অন্যদিকে 'মুহাজিরদেরকে এ সু- 
৩:১1 হযরত ইবরাহীম (আঃ) যেমন করে দেশ হতে বহিষ্কৃত হয়েও ধ্বংস হয়ে যাননি- বরং 
আরও উন্নত ও সমৃদ্ধ হয়েছেন- তোমাদের পরিণামও ঠিক এমনিই কল্যাণময় হবে, তা তোমাদের জন্যে অপেক্ষা 


প্রেত জজ এ আজ পরল আজ na aa 


S অতঃপর চুতর্থ রুকুতে অন্যান্য নবী-রসূলের উল্লেখ করা হয়েছে যা দ্বারা এ কথাই বলা উদ্দেশ্য যে, সমস্ত নবী- 
পুল রসূল সেই দ্বীন-ই নিয়ে এসেছিলেন যা হযরত মুহাম্মদ (সঃ) নিয়ে এসেছেন। কিন্তু পূর্ববর্তী নবী-রসূলগণ চলে 
তা যাওয়ার পর তাদের উম্মতরা বিপথগামী হয়ে পড়েছে। বর্তমানে বিভিন্ন জাতির মধ্যে যে সব দোষ-ক্রুটি ও 


' বিভ্রান্তি দেখতে পাওয়া যায়, তা সেই মূল বিভ্রান্তির-ই ফল। 


সর্বশেষ দুই রুকুতে মক্কার কাফেরদের গুমরাহীর তীব্র সমালোচনা করা হয়েছে। আর উপসংহারে ইমানদার 
লোকদেরকে এ সুসংবাদ শুনানো হয়েছে যে, ইসলামের দুশমনদের সর্বাত্মক চেষ্টা সত্তেও শেষ পর্যন্ত তোমরাই 
, হবে জনগণ-বরেন্য ও সর্বজন-মান্য। 


পিন 


(Es RG 


সিসি 


শর পা এ এ) জা হজ জা হাজং হও 
ন 
wee, জজ জে এত. তা, আও 


fs no me E.R, mC, mm, ee 
CONV জে, তে জে জ। PH a জা জা এ পি, 


০৭ 


রিল 


জি জস্তস্জস্তস্তস্ভল হত তম ত চিতা চত ত 
ইনু ইল ও উজ ওল ইত টন ভিউ উ- ই দু ত - তি ed Weenie ৪৬৪ 5৩৪৩৪ ৪ 728 35 হিট 5 ৬৪৬১৩, ৯২২১৯, ৯৯১২২২ শট 
৮5৭ 3 লক্ষি 


০২ 


EE রে eS রে রি 322 0 (19): aA (৫ 


রে 


৬ তার রুকু (সংখ্যা) মন্ধী মারয়াম সূরা (১৯) ভার আয়াত সংখ্যা) 


০৪ — Dl? 


সু কাকত যা লা ত ত লা 


উঠে! পি ৬5 ৬৬ রা ও ০০2৪2 


9 
পে শা পন শি বেও 


A 


SAS 


' উল্লেখ করা হচ্ছে সে রহমতের, যা তোমার আল্লাহ তার বাষা যাকারিয়ার প্রতি করেছিলেন। 
যখন সে তার রবকে চুপে চুপে ডেকেছিল। 
. সে নিবেদন করলঃ “হে পরোয়ারদিগার! আমার অস্থি-মজ্দা পর্যন্ত গলে গেছে। আর মাথা বার্ধক্য-চিহে 
উজ্জ্বল হয়ে উঠেছে। হে আল্লাহ! আমি তোমার নিকট দোয়া করে কখনও ব্যর্থকাম হয়নি । 
আমার পরে আমার তাই-বছুদের দুকৃতির তয় রয়েছে আমার মনে । আর আমার স্ত্রী হচ্ছে বন্ধযা। তুমি 
তোমার বিশেষ অনুগ্রহে আমাকে এক উত্তরাধিকারী দান কর। 
যে আমার উত্তরাধিকারীও হবে, আর ইয়াকুব-বংশের মীর়াস ও লাত করবে। আর হে আল্লাহ! তাকে |- 
তা হা / ক . 


রা =m. প্র জল আপস a.m. আহ এ এ এ 


রা $ 
EN 


anu. 2. ভ হ জা আআ, জা. আ। ৪. জা. ভা, ভ- Lannea জা ‘= জানু জজ আহা জা জা জাজ জা আস জু জাজ মা. 
a 


০ এ পচ এ এ আছ পল পর এ এ এ আআ টা Anan a.n.n.mn Au. Ad. mun এছ আস এ. nnn. nan mn. আছ এ পর an. 


৩ 


৯১ 


2 তারি 
কেমনকরে হে আমার নে বলল 


তত 


626 0৩৫ UN 9 


2 


ঢ 
চ 
£ 
ঢ 
EF 
| 
a EB 
; 

| E 
চ 
: 


হবে ইয়াহুইয়া । আমরা এই নামের কোন মানুষ ইতিপূর্বে পয়দা করিনি” 
৮. বললঃ “হে আল্লাহ! আমার ঘরে পুত্র-সন্তান হবে কি করে, যখন আমার স্ত্রী বন্ধ্যা, আর আমি বৃদ্ধ হয়ে 
এই বে, তুমি ক্রমাগত তিন দিন্‌ পর্যন্ত লোকদের সাথে কথা বলতে পারবে না।” 


টা... এর পূর্বে আমি তোমাকেও তো পয়দা করেছি, যখন তুমি কিছুই ছিলে না।” ূ 
| ১০, যাকারিয়া বললঃ “হে আল্লাহ! আমার জন্য কোন নিদর্শন ঠিক করে দাও।” বললেনঃ “তোমার জন্য চিহ্ন 


শুকিয়ে গিয়েছি।” ্‌ | 
৯. ' জবাব আসলঃ “ এই রকমই হবে১। তোমার আল্লাহ বলেন, এ তো আমার পক্ষে অতি সামান্য ব্যাপার ৷ 


- ৯৯ 


অর্থাৎ তোষার বার্ধক্য ও তোমার স্ত্রী বন্ধ্যাত্ব সেও তোমাদের সন্তান জন্মলাত:করবে। | 


৭. 
১ 


সূরা 


ত 


টু 


টি 


০ 


থা 
রা 


তি 


a ০ আআ জা EE Ras uu 5s an mu জে sean জি" উই জা পা সা 8 জর জা ভা জা জা. জট জা টি উড উহ. ভি Em EB . ভন মা সি a টা io Yd 


2 ৫ ৬৮৪ দের 


সে অতঃপর থেকে 
ইতগিত করল 


1১৮] 


নর 
৫১৩৯ 
সা 


০৯ ৯৬৬ 


৭5 


০ 


এবং বাল্যঅবস্থায় বুদ্ধি জ্ঞান ১:৮৭ 


3 


ভু ৫4 


গেছিল এবং টি 


€ ৫ 2/22 
৮৫ ৫: 


জীবিত. তাকে উঠান ' 
অবস্থায় হবে 


. অতঃপর সে মেহরাব হতে বের হয়ে তার জাতির লোকজনের নিকট আসল এবং সে ইংগিতে তাদেরকে 


বলল যে, তোমরা সকাল ও সন্ধ্যা তসবীহ কর। 


“হে ইয়াহ্‌ইয়/আল্লাহর)কিতাবকে শক্ত করে ধারণ কর”২ ৷ আমরা তাকে বাল্যকাল হতেই “হুকুম” দিয়ে 


ধন্য করেছি। 


. এবং নিজের নিকট হতে তাকে নয্র-মন ও পবিত্রতা দান করেছি। আর সে ছিল বড় পরহ্যেগার 
১ এবং তার পিতা-মাতার অধিকার রক্ষাকারী ছিল। সে না ছিল অহংকারী-অত্যাচারী, আর না না-ফরমান। 
১ তার প্রতি সালাম যে দিন সে পয়দা হয়েছে, যে দিন সে মরবে এবং যে দিন সে জীবিত হয়ে উিত হবে। 


মাঝখানের এ বিবরণ এখানে ত্যাগ করা হয়েছে যে আল্লাহতা'আলার এই ফরমান অনুযায়ী হযরত 
ইয়াহইয়া, (আঃ) পয়দা হয়েছিলেন এবং যুবক রূপে বেড়ে উঠেছিলেন। 
'হুকুম' অর্থাৎ সিদ্ধান্ত নেয়ার শক্তি, ইজতেহাদের ক্ষমতা, দ্বীনের ব্যাপারে সঠিক বুঝ, বৈষয়িক বিষয়ে 
2 দেবার অধিকার। 


সুরা মারয়াম - ১৯ ১ | 0 "পারা ১৬ 


৭ পর 
টা ” 
DS! ১৯১] পি AME | Gg পর ৪ রঃ 
হি 9৮৪ চি কি (বলা ছে বর এবং রি 
2: ২2. 5 2 LEM YY ৮০৬ ১ পু পা দি 5 ্ 
তাদের ছাড়া সে অতঃপর (বায়তুল মুধাদ্দাসের)ট স্থানে তার পরিবারবর্গ থেকে রহঃ 
গ্রহণ “ছিল (স্থান) পূর্বদিকের | ও 

RL ned 2 {4 22 AIA 72 / নর 
65৩ ০৬০ ৬৯০ 4) আও এআ ৪ 
একজন  তারকাছে পলে অতঃপর আমাদের রুহ তারগ্রতি আমরাঅতঃপর আড়ালে (অর্থাৎ ন 
মানুষরূপে আকৃতি ধারণকরল (অর্থাংফেরেশতাকে) প্রেরণ করলাম এতেকাফে বসল) [ছু 
722 4৫1 222/ 5% 2A রঃ 
২ 2]. ০০০৪ ১৯৯৪ ১৯৮ 031 3 9৬৮০ ত 
তুমিংও যদি তোমার থেকে দয়াময়ের কাছে আশ্রয় চাই আমি মোরয়াম) - পূৰ্ণাংগ a 
ভিটা. জা রঃ 
1 8.৫) ভর 227 1 ৫০5 রি 
KE DN ১৯) ও ৬১০ টি ৪ ৩৩ OUD HE 
একপুত্র তোনাকে দানকরি যেন তোর্মর রবের প্রকৃতপক্ষে সেবলল i 
দূত a 

a 


রুকু £২ 
* আর হে নবী! এই কিতাবে মারয়াম সম্পর্কে যা বলা হয়েছে তা বর্ণনা কর, যখন সে আপন লোকজন হতে 
আলাদা হয় পূর্বপ্রান্তে নিঃ-সম্পর্ক হয়ে রয়েছিল৪। 
১৭. এবং পর্দা টানিয়ে তার পিছনে লুকিয়ে বসেছিল৫ । এই অবস্থায় আমরা তার নিকট নিজের রুহকে (অর্থাৎ 
ফেরেশতাকে) পাঠালাম, আর সে তার সামনে এক পূর্ণাঙ্গ মানুষের আকার ধারণ করে আত্মপ্রকাশ করল । 
১৮. মরিয়ম সহসা বলে উঠলঃ “তুমি যদি সত্যই কোন আল্লাহভীরু ব্যক্তি হয়ে থাক তবে আমি তোমা' হতে, 
রহমানের আশ্রয় প্রার্থনা করি ।” 
. ১৯. সে বললঃ “আমি তো তোমার রবের প্রেরিত, আর এজন্য প্রেরিত হয়েছি যে, তোমাকে এক পৃত পবিত্র 
পুত্র দান করব।” 


2: 


ৃ 1 


অর্থাৎ বায়তুল মুফাদ্দাসের পূর্ব দিকের অংশ । 
অর্থাৎ এতেকাফে বসে গিয়েছিলেন । 


করল 
৬৫$ 23 ৮১৩ J} ata) 


, মরিয়ম বললঃ “আমার পুত্র হবে কেমন করে, যখন আমাকে কোন মানুষ স্পর্শ পর্যন্ত করেনি । আর আমি 
কোন চক্িত্রহীনা নারীও নই।” 

. ফেরেশতা বললঃ “এভাবেই হবে । তোমার আল্লাহ বলেন যে, এল্ূপ করা আমার পক্ষে খুবই সহজ । আর 
আমরা এ করব এই উদ্দেশ্যে যে, এই পুত্রকে লোকদের জন্য একটি নিদর্শন বানাব৭1 আর নিজের তরক 
হতে এক রহমত বানাব । এই কাজ অবশ্যই হবে” 

মরিয়মের গর্ভে এই সন্তানের ভ্রুণ সঞ্চার হল। আর সে এই গর্ত বহন করে এক দূরবর্তী স্থানে চলে গেল। 
, পরে প্রসব-যন্ত্রনা তাকে একটি খেজুর গাছের নীচে পৌছে দিল। সে বলতে লাগল £ “হায়, আমি যদি এর 
পূর্বেই মরে যেতাম, আর আমার নাম-চিহ্ন পর্যন্তও অবশিষ্ট না থাকত৮। 


নত জা A TEN RR 

* অর্থাৎ আমি এই শিশুকে এক জীবন্ত মো'জেজা (অলৌকিক ব্যাপার) স্বরূপ করতে চাই । |" 

, "যে ঘটনা ও পরিস্থিতিতে এ কথা বলা হয়েছে তা বিবেচনা করলে বোঝা যাবে হযরত মরিয়ম (আঃ) প্রসব |? 
যন্ত্রণার জন্যে একথা বলেননি, বরং এই চিন্তায় বলেছিলেন যে- ‘পিতা ছাড়া এই যে শিশু পয়দা হয়েছে | 

একে নিয়ে আমি কোথায় যাব!' এ কারণেই গর্ভাবস্থায় তিনি একাকী দূরবর্তী এক জায়গায় চলে |} 

তেল হও হা জা ও বায দক ০৬১১১০১০১০৭ | 

বি দল ত অ ন wu wu eur u Uru লু প্র জি 


আছ জা রী আআ প্রা আআ. nna sn eee aa ee aan 


LON Om, Rata Da Ra Maan, DN OEE 


ছি 


| 


wl 
[১ 


A 
অতঃপর কোন মানুষের আজ 
সাথে 


সে আসল 


ও পাপা ssl 


রা 


| 
of 
আমি আজ কারো সাথে কথা বলব 


০ 


রর 
৬৬ ক 


hl] 
5 


শ্র ছা UN NTU EE EU TU EF EN UT UU NTU TRU UT UB FT EN ছা ঘর ভরা ঘর” LS 
৪ পন ভে র্পায জন জলি গ্রত্ঞ জজ্ঞ তাত মন্ত্র আগর প্র যা ভ্ snap গ্র আ জজ ml 


পি ২৫, 
|] 
পর ২২১. 


, পান কর; আর তোমার চোখ ঠান্ডা কর। এই সময় তুমি যদি কোন লোক দেখতে পাও, তবে 


রণ 


তাকে বলঃ আমি রহমানের জন্য রোযার মানত মেনেছি। এই কারণে 


২৫.. আর তুমি এই গাছটির গোড়া ধরে নাড়া দাও, তোমার উপর তাজা-তাজা খেজুর টপ্‌ টপ্‌ করে বরে 
সরিয়ম, তুমি তো বড়ই পাপের কাজ করে বসেছ। 


টি ২৪. ফেরেশতা এর 'পাদদেশ হতে-তাকে ডেকে বললঃ “চিন্তা করো না, তোমার আল্লাহ তোমার নিমে একটি : 


২৬. তুমি তা খাও 
Par SE 


: ২৭. অতঃপর সে তার সন্তানকে নিয়ে নিজ জাতির লোকদের নিকটে আসল! লোকেরা বলতে লাগলঃ “হে 


৬৪১৬৬, ১৯ 


8০8০৮ 


‘mixin sm 


রে 
এ রঃ 


I ৪৬৪ 


চি ৬২ 


Ee চট 


2 


A 

৬৪ 

.( 2৯ ৯.৫ 
আমাকে, এবং 


ou; 


৮৪ 


রত 
00 


9 


LSE ০ রব 
সিল 


জাকাতের ও 


ক 
“0 


RR 


৪ 


০ 


চরিত্রহীনা নারী ।” 


সি 


সস 


Con ON 


ৰ 


ee 


সরস 


2০20 


টি) 


এ 
গর 


নামাজের 


১০ 3 ৫ 


দোলনার মধ্যে আছে 


EXE (ALA 


3 


নী 
1 ০৭ 


৬) না ও ৪৮22 এ 


আমাকে নির্দেশে এবং 
দিয়েছেন 


০৫ 
আমি খাকি " 
তাঁত 4 52503 

জীবিত .আমি থাকি যতদিন 


এ 


অবস্থায় পর্যন্ত 


যেখানে 


, হে হারুনের বোন৯, তোমার পিতা তো কোন খারাব লোক ছিল না, তোমার মা-ও ছিল না কোন 


, মারয়াম বাচ্চাটির দিকে ইশারা করল। লোকেরা বললঃ 2০/৪১৮79১১/% এ তো দোলনায় 
শায়িত একটি শিশু মাত্র”! 

* শিশুটি বলে উঠল “আমি আল্লাহর বান্দা১০, তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী বানিয়েছেন। 

. বরকতওয়ালা করেছেন- যেখানেই আমি থাকি না কেন। আর নামায ও যাকাত দেয়ার নিয়ম পালনের হুকুম 
করেছেন, যতদিন আমি জীবিত থাকব। 


অর্থাৎ হারুন বংশীয় কন্যা। আরবী বাগৃধারাতে কোন গোত্রের কোন ব্যক্তিকে সেই গোত্রের ভাই'রলে 
অভিহিত করা হয়। কওমের লোকদের এ কথার অর্থ হচ্ছেঃ আমাদের সব থেকে উচ্চ মযহাবী ঘরের মেয়ে 
হয়ে তুমি এ কি করে বসলে! ্‌ | 
এ ছিল সে নিদর্শন এর পূর্বে ২১তম আয়াতে যার উল্লেখ করা হয়েছে। নবজাত শিশু দোলনায় শায়িত 
অবস্থাতেই কথা বলতে শুরু করলো। এর দ্বারা সকলের কাছে একথা পরিস্কার হ'য়ে গেলো যে- এ শিশু 
কোন পাপ-জাত শিশু হতে পারে না বরং এ আল্লাহতা*আলার প্রদর্শিত একটা অলৌকিক নিদর্শন । সূরা 
আলে-ইমরানের ৪৬নং আয়াত ও সূরা মায়েদার ১১০ নং আয়াতেও উল্লেখ করা হয়েছে, যে হযরত ঈসা 
Elsa El 


anne mn nn 


‘munis maemo om CE 


উদ্ধত 


WEE ৩ 9০52 


আল্লাহর (কাজ) নয় 


| টির ররারাভরাতরারারাা রহিত 

, সালাম আমার প্রতি যখন আমি ভূমিষ্ট হয়েছি, যখন আমি যরব, আর যখন আমি পুনরজ্জীবিত হয়ে উত্থিত 
হব১২।” ‘8 

১. এই হল মরিয়ম-পুত্র ঈসা। আর তার সম্পর্কে এই হল চূড়ান্ত সত্য কথা- যে-বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ 
করে। রর 

* আল্লাহ কাউকেও নিজের পুত্র বানাবার কাজ করেন না। 


মাতা-পিতার হক পালনকারী বলা হয়নি বরং শুধুমাত্র মাতার হক পালনকারী বলা হয়েছে। এর দ্বারাও এ টি 
কথা প্রমাণিত হয় যে হযরত ঈসা (আ:)-এর কোন পিতা ছিল না; এবং এর আরও একটি সুস্পষ্ট প্রমাণ | 
হচ্ছে- কুরআন মজীদে সকল জায়গাতেই তাকে মরিয়ম পুত্র ঈসা বলা হয়েছে। . : 
এই অলৌকিক নিদৰ্শন প্রদর্শন ক'রে আল্লাহতা'আলা সেই সময়ই বনী ইস্রাঈলের প্রতি তার 
সতকীকরণের দায়িত্ব পূর্ণ করে দিয়েছিলেন তাই যখন যুবক হওয়ার পর হযরত ঈসা (আ:) নবুয়তের :: 
কাজ শুরু করলেন বনী ইস্রাঈল মাত্র তাকে অক্বীকারই করলো না বরং তায় প্রাণ নাশের চেষ্টায় রত |} 
হ'লো, এবং তীর সম্মানীয় জননীর প্রতি ব্যভিচারের অপবাদ দিতেও যখন কৃষ্ঠিত হ’লো না তখন | রি 
আল্লাহতা'আলা তাদেরকে এরূপ শাস্তি দান করলেন যা তিনি অন্য কোন কওমকে দান করেননি । 


ভারা LET আরা সি "EEE" বি “ন Ta সাজ 


৮ ৮8৩৩৪ ও 2 ; 8৫5৫ 


এটা তারই তোমরা সুতরাং 545 


bs ৩629 ৬৪০৬ OAS Bs 172 


ঘতভেদক্রল অতঃপর সরল স1ঠক 


লে 


তিনি পাক ও পবিত্র সত্তা । তিনি যখন কোন বিষয়ে ফয়সালা করে ফেলেন, তখন বলেনঃ হও, আর 
অমনি তা হয়ে যায়১৩ ৷ . 
৩৬. (আর ঈসা বলেছিলঃ) “আল্লাহ আমারও রব এবং তোমাদেরও রব! অতএব তোমরা তাঁরই বন্দেগী কর, 
এটা সরল- সঠিক পথ।” 
৩৭. কিন্তু পরে বিভিন্ন দল পরম্পরে মতভেদ করতে লাগল । অতএব যার কুফরী করণ তাদের জন্য সেই সময়টি 
__ খড়ই ধ্বংসকর হবে যখন তারা এক বড় কঠিন দিন দেখতে পাবে। 
৩৮, যখন তারা আমার সম্মুখে উপস্থিত হবে সেদিন তো তাদের কানও খুব শুনতে পাবে, তাদের চোখও খুব 
দেখতে থাকবে। কিন্তু আজ এই যালেমরা সুষ্পষ্ট গুমরাহীর মধ্যে লিপ্ত রয়েছে। 


. | | 

১৩.. ইঈসায়ীদের প্রতি এ হচ্ছে আল্লাহতা'আলার 'এতেমামে ছুজ্জত' (যুক্তি-প্রমাণ দানে সতকীকরণের দায়িত্ব He 
পূর্ণকরন)। অলৌকিকভাবে কারুর জন্মলাভ করাটাই এ কথার প্রমাণ নয়.যে তাকে খোদার পুত্ররূপে | 
মা'আজাল্লাহ-€এ পাপ ধারণা থেকে আল্লাহ বাঁচান) গণ্য করতে হবে। a 


লা জা 
MOK EA BE EES EE Ey টা মহ নহি নান ক্লু হু হু অত চি শিব প্র" চাল তির আটা পির শর 
Es EE EEE REEDED EEE ERE ELL 25 ERE ELLER EERE al প্রপ্র a 


em? ক —_——————— 


পারা- ১ 
ভয় 


পু] ৩৯. হে নবী। এই অবস্থায় যখন এরা বে-খেয়াল হয়ে রয়েছে, ঈমান গ্রহণ করছে না, তাদেরকে 


১৯ 


কাহিনী বৰ্ণনা কর। সে নিঃসন্দেহে একজন সত্যপস্থী মানুষ ও একজন নবীছিল | 


আব্বা, আপনি কেন সেই সব জিনিসের ইবাদত করেন যা না শুনতে পারে, না দেখতে পারে, আর না |: 


আপনার কোন কাজ সম্পাদন করে দিতে সক্ষম? | 
৪৩. হে আব্বা! আমার নিকট এমন এক ইল্ম, এসেছে যা আপনার নিকট আসেনি । আপনি আমাকে অনুসরণ |. 


দেখাও যেদিন চূড়ান্ত ফয়সালা করা হবে এবং আফ্সোস-অনুতাপ করা ছাড়া কোন উপায় থাকবে না। 
: করে চলুন, আমি আপনাকে সঠিক পথ দেখাব। রর রি 


৪০. শেষ পর্যন্ত আমরাই যমীন ও তার সমস্ত জিনিষের উত্তরাধিকারী হব। এবং সব কিছু আমাদের দিকেই ; 


ফিরিয়ে আনা হবে। 
৪২. (এই লোকদেরকে খানিকটা সেই সময়কার ঘটনা স্বরণ করিয়ে দাও) যখন সে তার পিতাকে বলেছিলঃ “হে 


রুকু ঃ 


: ৪১. আর এই কিতাবে ইবরাহীমের 


সূরা মারয়াম - ১৯ 
|, > 
Ay 


সিন 2 বাশ | > LR. আআ হানি নিলি EOP হিলি নিন লি 
প্রসাদ শত জর দত জজ ইসস তা হি bisa আনত হাজত জজ জাজ জাজ জজ জল; 


tb 


9 চু পর্ণ 
| 


রং পর্ণ ০ পারা 24 > ৰণ £2 ১৬৯ EX 

3 ৬০৯০৯ 425 ক ৩ 8912 (2 & 
"তোমাকে অবশ্যই রর না ৬ ইবরাহীম হে আমারইলাহগুলোে হতে 
পাথরনেরে হত্যাকরবই 


4 ) 4 4925 ৫৮5 চি x তি 9৬ 372. 


a ক্ষমা চাইব তো.আপনার র চিরতরে আানাকে ছেড়ে 
তিনি -কছে জন্যে - আমি উপর | 


2158৬ Gs LC 5 15৬ & ৫৮ 


আপনার ' চি আপনার থেকে এবং আমার হলেন 
প্রতি 


wা 


টনি জনিত হি হি-হ-শহশত-রিপ্চপ্তিপু m,n. Mm Ho Me, RH RRS. EM NR) 
fj 
MPM PBL CR ER IE RCS UH CE PCH CT CET ECC CT CH CE CE FEY TE CE TEE TE TE TE TE REY TE RE TE HE OEY 


: রি HM প্রা Tr uote 1224 - 
OEE Ur AE 05৮ 2 ৮৮৮ 5০ |: 
| ৰাৰ্থকাম আমার a আশাকরি আমর ডাকব আমি এবং | 


বার্থকাম আমাররবের হব আমি যে 


নন 
‘rT RT wr আআ মা TT রাজ 


* আব্বা! আপনি শয়তানের বন্দেগী করবেন না। শয়তান তো রহমানের 'না-ফরমান। 
* আব্বা 1 আমার ভয় হচ্ছে, যেন আপনি রহমানের আযাবে নিমজ্জিত হয়ে না পড়েন আর শয়তানের 
সাথী হয়ে না বসেন।” 

১ পিতা বললঃ “ইবরাহীম। তুই কি আমার মা'বুদদের হাতে বিস্ুখ হয়ে গিয়েছিস! তুই যদি বিরত না হস তবে আমি 
তোকে পাথর নিক্ষেপ করে ধ্বংস করে দেব। তুই চিরদিনের তরে আমার নিকট হতে দূরে সরে যা।” ঃ 
- ইবরাহীম বললঃ “আপনার উপর সালাম হোক। আমি আমার রবের নিকট দোয়া করি, তিনি যেন আপনাকে 
মাফ করে দেন! আমার রব আমার প্রতি বড়ই অনুধহশীল। 
. আমি আপনাদেরকেও ছেড়ে যাচ্ছি, আর সেই সত্তাগুলিকেও যাদেরকে আপনারা আল্লাহকে বাদ দিয়ে ডেকে 
'খাকেন। আমি তো আমার রবকেই ডাকব। আশাকরি, আমি আমার রবকে ডেকে বযর্থকাম হব না.” 


হন: 


পা ১০৬৩৩ 


৬৩) ১ ৩০০ 


তারা ইবাদতকরত 


উপ র্ত রর: 
8৬5৫ 3 5 ৮৩ ৩. ০14 53 vl : 
না আমরা প্রত্যেককে এবং ইয়াকৃবকে ও ইসহাককে সর আল্লাহ্‌ 


বানালাম 
রণ / EXAM Yd Ad 25 0 22d 872? ্ 
ভাষা তাদেরকে AE Bt এবং আমাদের রহমত তাদেরকে বমন এবং 
- করলাম 


পর ও < তব 
রত 2৩] ১৫2 | (১ খে) 26৬ Gs 
- a "মর্ঘ্যে উল্লেখকর এবং  সমুক্ষ যেতে 
রি লই রী এটি রা (যা) সুখ্যাতির - 


ঙড 2 2 
এবং 


টু অতঃপর যখন সে সেই লোকদের ও সেই আল্লাহ ছাড়া মাবুদ-দের হতে বিছিন্ন ও নিঃসম্পর্ক হয়ে গেল, 
তখন আমরা তাকে ইসহাক ও ইয়াকুবের মত সন্তান দান করলাম । আর প্রত্যেককে নবী বানালাম, 
তাদেরকে স্বীয় রহমতে ধন্য করলাম এবং তাদেরকে সত্যিকার সূনাম-সুখ্যাতি দান করলাম। : 


, এই কিতাবে. আরও উল্লেখ কর মুসার । সে ছিল এক নিষ্ঠাপূর্ণ ও মনোনীত ব্যক্তি। আর নবী-রসূলও ছিল 
সে১৪। 


১৪. 'রসূল'-এর অর্থ হচ্ছে 'দৃত', “প্রেরিত' “নবী'-এর অর্থে আভিধানিকদের মধ্যে মতভেদ আছে । কারো 
কারো মতে নবীর অর্থ-সংবাদদাতা ও কারো কারো মতে নবীর অর্থ-উচ্চ মর্যাদা ও পদ সম্পন্ন। অতএব | 
কোন ব্যক্তিকে রসূল-নবী বলার অর্থ উচ্চ মর্যাদা-সম্পনন পয়গম্বর অথবা আল্লাহতা'আলার পক্ষ থেকে | 
সংবাদদাতা পয়গম্বর । পবিত্র কুরআনে এ দুটি শব্দ সাধারণতঃ সম অর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু কোন [ফু 
কোন স্থানে ‘রসূল ও ‘নবী’ এই দুই শব্দ এরূপভাবে ব্যবহৃত হয়েছে যার দিয়ে বোঝা যার যে এই দুই- 
এর মধ্যে পদমর্যাদা অথবা কাজের হিসেবে কোন পারিভাষিক পার্থক্য আছে। দৃষ্টাতস্বরূপঃ সূরা হজ্জের 
৫২ নং আয়াতে বলা হয়েছে- “আমি তোমার পূর্বে কোন রসূল অথবা নবী প্রেরণ করিনি, | 

" এই শব্দগুলি থেকে সুম্পষ্টূপে বোঝা যায় যে 'রসূল' ও “নবী' দুটি পরিভাষা- যাদের | 
£ 8৩১৪৯:/১0818488১344৯৯১8 ১৪৮১৬৫৭১০০৮ 
রুল ভুবোকী অংশ অপর * 


এ 
'ভানদিক) 


টিতে 


CRC) 


$34 রঃ ১১০ 
রাসূল ছিল এবং প্রতিশ্রুতির 


রুকুঃ৪ ও 
৫২. আমরা তাকে ভূর-এর ভান দিক্‌ হে জেকেছি এবং গোপন কথাবার্তা ঘারা তাকে নৈকট্য দান করেছি। 
৫৩. আর নিজের অনুগ্রহে তার ভাই 'হারুনকে নবী বানিয়ে তাকে (সাহায্যকারী হিসাবে) দিয়েছি। 

৫৪. এই কিতাবে ইসমাঈলকেও স্মরণ কর। সে ছিল ওয়াদার সত্যতাবিধানকারী ৷ আর নবী-রসূলও ছিল সে। 
৫৫. সে তার ঘরের লোকদেরকে নামায ও যাকাতের হুকুম দিত। সর্বোপরি তার রবের নিকট এক পছন্দনীয় 


ব্যক্তি ছিল সে। 


্ 
রি 
রণ 
রা 
‘a 
' 
ত 
j 
a 
2 


Le smd. HC MG! 


$ ড 
উত্তব হয়েছে যে, এই পার্থক্যের স্বরূপ কি? কিন্তু প্রকৃতপর্র্চ অকাট্য-প্রমাণসহ কেউই ‘রসূল’ ও 'নবী'র |} 
পৃথক পৃথক স্বরূপ ও পদ মর্যাদা নিদিষ্ট করতে পারেননি। এ সম্পর্কে যতটুকু কথা নিশ্চয়তা সহকারে | 
বলা যেতে পারে তা হচ্ছে ‘রসূল’ শব্দটি ‘নবী*র তুলনায় বিশিষ্ট! অর্থাৎ প্রত্যেক ‘রসূল' 'নবী' কিন্তু... 
প্রত্যেক 'নবী*্ই “রসূল' নন। অন্য কথায়ঃ পয়গম্বরদের মধ্যে সেই সব মহান উচ্চ মর্যাদা বিশিষ্ট | 
ব্যক্তিদেরকে রসূল বলা হয় যাদেরকে সাধারণ পয়গস্থরদের তুলনায় অধিকতর গুরুত্বপূর্ণ দায়িত্ব্পদে 
অভিষিক্ত করা হয়েছিল। একটি হাদীস দ্বারাও একথা সমর্থিত হয়। রসূলুল্লাহকে (সঃ) রসূলের সংখ্যা . 
সম্পর্কে প্রশ্ন করায় তিনি তাদের সংখ্যা ৩১৩ বা ৩১৫ বলেছিলেন। কিন্তু তাকে নবীদের সংখ্যা সম্পর্কে 
bse eRe cho aes Bl aS sind ths HAL 


(সম্পর্কে) 


25% ws LZ Led রর 
Gy এন 9৬৮ 6৬ AD $ 


তর 


EL ১45 2 55 26025 ১2 ৩১ 


ঢ পি 
আমরা আরোহণ মধ্যহতে এবং আদমের বংশধর 


ররর হরর ররর রর হ্যা 
ছি জি, ভা) জা) nn, N,N, আ, জা) জা, ছা) জং RE, জে) জা, ে। জ। শ। এ), i 


. 


La, a. en-au aes, en, 


। জা এ আত শত 


HES OHI ০১৮৬ ৪ 
কুকর্মের তার! প্রত্যক্ষকরবে শ্রী্ই সুতরাং নফসের লালসার জে 
(শাস্তি) 


ৃ 


৫৬. ইদরীসের কথাও উল্লেখ কর যা এই কিতাবে বলা হচ্ছে সে এক সত্য্ী মানুষ এবং নবী ছিল। 
টা! ৫৭. আর তাকে আমরা উচ্চতর স্থানে উন্নীত করেছিলাম । 
| ৫৮. ‘তারা সেই নবী-পয়গন্থর, যাদের প্রতি আল্লাহতা'আলা নেয়ামত দান করেছেন- আদমের সন্তানদের মধ্য 
নট হতে, আর তাদের বংশধর ছিল তারা, যাদেরকে আমরা নৃহ-এর সাথে নৌকার সওয়ার করেছিলাম । তারা 
ইবরাহীমের বংশ হতে, ইসরাঈলের বংশ হতে, আর তারা ছিল সেই লোকদের মধ্যে হতে যাদেরকে আমরা 
হেদায়াত দান করেছি আর সম্মানিত করেছি | এদের অবস্থা এই ছিল যে রহমানের আয়াত যখন তাদেরকে 
শুনানো হত তখন কাদতে কাদতে তারা সিজদায় পড় যেত। (সিজদা) 
. পরস্তু তাদের পর সেই অযোগ্য অবাঞ্চিত লোকেরা তাদের স্থলাভিযিক্ত হল যারা নামাযকে বিনষ্ট করল, 
আর নফসের লালসা-বাসনার অনুসরণ করল । অতএব সেদিন নিকটেই যখন তারা গুমরাহীর পরিনামের 
88১88 


সে সা পা ত তাপস পপ 
জজ টড আজ ত .E ক 
টি হী 2 BD 5 BD হট a aS EE oS En শে ESSE IERIE TOE anus e_E 


HANA পা PA 
UE 


রে 


ই তারা প্রবেশ করবে নেক কাজকরেছে ও 


CAAA 


8505 ০৮৮ 


. অবশ্য যে তওবা করবে, ঈমান আনবে ও নেক আমল অবলম্বন করবে তারা জান্নাতে দাখিল হবে এবং 
তাদের বিন্দুমাত্র অধিকার বিনষ্ট হবে না। | 

. তাদের জন্য চিরস্থায়ী জান্নাত রয়েছে, রহমান তীর বান্দাদের সাথে গোপনে যার ওয়াদা করে রেখেছেন। 
আর এই ওয়াদা নিঃসন্দেহে পূর্ণ হবেই হবে। - 
সেখানে তারা কোন বেহুদা কথা শুনবে না। যা কিছু শুনবে ঠিকই শুনবে। আর তাদের রেযূক তারা 
নিয়মিত সকাল-সন্ধ্যা লাভ করতে থাকবে । ্‌ 

. এই সেই জান্নাত যার উত্তরাধিকারী আমরা বানাব আমাদের বান্দাহদের মধ্য হতে সেই সব লোককে যারা 
পরহেজগার হয়ে রয়েছে। 

, হে নবী, আমরা আপনার রবের, 00175 38- 


এখানে বক্তা হচ্ছে ফেরেশতা; যদিও কালাম আল্লাহতা'আলারই। অর্থাৎ ফেরেশতা রসূলে করীম (সঃ) কে 


. বলছেন যে “আমরা নিজেদের ইচ্ছায় আসি না, আল্লাহতা'আলা যখন আমাদের প্রেরণ করেন তখনই মাত্র 
আমরা এসে থাকি” 


জানেন ভি রত বারেক 
(কাউকে) 
2 A রণ প্র) 

৬৪৬৩ ১1৮ ৩2১ 08 


তৰে 


2৮5৩ ডি ৩2৯ ভর 
রে যে. ম্বরণকরে 
করেছি আনরা 


১৪৫ ৮ 285 AR 


যা কিছু আমাদের সামনে রয়েছে, যা কিছু পিছনে রয়েছে, আর যা কিছু তার মাঝখানে রয়েছে, সব 
জিনিসেরই মালিক তিনিই, রান হয হা যা! রা 


৬৫. তিনি রব আসমান-সমূহের, যমীনের, আর সেই সব জিনিসেরই যা আসমান ও যমীনের মাঝখানে রয়েছে। 
অতএব তোমরা তাঁরই বন্দেগী কর এবং তারই বন্দেগীর উপর দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে থাক। তোমাদের 
ক : জানামতে ভর সমতুল্য কোন সা আছে কি? 
রুকুঃ ৫ রত 
৬৬. মানুষ বলেঃ আমি যখন সত্যই মরে যাব, তখন কি আমাকে পূনজীবিত করে উ্িত করা হবে? 
৬৭. মানুষের.কি একথা মনে পড়ে না যে, আমরা তাদেরকে প্রথম সৃষ্টি করেছি তখন যখন তারা কিছুই ছিল না? 
৬৮. ..... তোমার আল্লাহর শপথ, আমরা অবশ্যই এই সব লোককে এবং তাদের সাথে শয়তানগুলিকেও 


ঘিরে আনব তার পর জাহান্নামের চারে এনে তাদেরকে উপুড় করে ফেলে দেব। 


ছু শতশত িশ্রশ্হ জজ ছাহ ত. স্তর ভি =. .n-n.n nu -E- 
SEE লুল 209955555৭2 জি ees EL. 232598555৯5 85 ডন EBRD হত 5০৪৯ 


অতঃপর প্রত্যেক দল হতে এমন প্রত্যেক ব্যক্তিকে বাছাই-ছাটাই করে নেব, যারা রহমানের কিরুদ্ধে 
অত্যাধিক বিদ্রোহী ও দূর্বীনিত হয়েছিল। | 

পরদ্জু আমরা জানি, এদের মধ্যে জাহান্নামে নিক্ষিপ্ত হবার জন্য সবচেয়ে যোগ্য কারা। 
তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামের উপর উপস্থিত হবে না। এতো একটি চূড়ান্ত সিদ্ধাস্তকৃত 
কথা। একে পুরা করা তোমার রবের দায়িত্ব । - 

সেই সঙ্গে আমরা মেই লোকদের রক্ষা করব যারা (দুনিয়ায়) মুক্তাকী জীবন-যাপন করেছে । আর 
যালেমদেরকে তাতেই নিক্ষিপ্ত অবস্থায় রেখে দেব। 

এই লোকদেরকে যখন আমাদের সুষ্পষ্ট আয়াতসমূহ শুনানো হয়, তখন অমান্যকারীরা 


লোকদেরকে বলেঃ ্ি 


oo 


ne EEE EC EE EEE EE RC EE EER EE ER EC REL ELE 
ae sn sn ans sn GE En ER Ea ES Snel I জজ Ente EEE Rn) জা উর সা 


রর উজ উড EBB উজ 


এম ০ আআ. জজ জি এজ জা জজ. সক -ছ-জ আজ আ জি জা e_u_nnnaun আজ আজ জে জা জজ জা জে ভা প্র জজ জি জজ জজ জে. আজ মহন 

০৬১০ CL ££ ৩০3 এপি উহা ৮ 

ই মজলিদে, নাজ ও মর্যাদায় উত্তম দুইদলের কোনটি | 

োগজমনপূর্ণ ). সং 

০1৫৫ DADS ভি > ৮১ ১০৫১৮ (৬ চর ১ A দে 

su! ule 9১ 2 ৮৪৩ ৬৬৪ 

সম্পদ (ছিল) তারা. মানিবগোষ্ঠিকে তাদেরপূর্বে আমরাধ্বংসকরেছি কতই এবং | 

(সাজ সজনে)... উন নো) | 

SLA IEA শন 4 ৬ 2 রো ৫ রর 

১3৩ 245) ও. 6৬ ৬ tn 51 

তাকে সেক্ষেত্রে বিভ্রান্তির মধ্যে বণ  (চাকচিক্যেট এবং | 

টিল দেবেন টা Bp জানি টু 

তিন 2৮625 21 তো রচিত 

৮৬৩ ০১৬৬৮, CG 1 (৬ 21৩৩ ol ন 

|" শান্তি হর তাদের ওয়াদা যা তারাদেখবে যখন শেষ পর্যন্ত (অনেক) টন 

রা করা হয়েছে ত) চহ 

2 HAS 84 জা ৮ রা কঙাতীর্দি SAD ৫1৮ 12 

ু ও অবস্থায় নিকৃষ্ট নে কে তারা জানবে তখন কিয়ামতের নাহয় আর | 

be সময় . রা) 

Bl 

রর £29. চপ হর 

3 ৫1৩৩৯ xo! 

দলবলে দূর্বলতর রী 

(সৈন্য সামন্ত্টে . রহ 

' ৰল, আমাদের দুই দলের মধ্যে উত্তম মর্যাদায় কে রয়েছে এবং কার মজলিসসমূহ অধিক জীকজমক পূর্ণ১৬? | 

৭৪. অথচ তাদের পূর্বে আমরা এমন কত জাতিকেই না ধ্বংস করেছি, যারা এদের অপেক্ষাও অধিক সাজ- 

রর সরঞ্জামের অধিকারী ছিল এবং বাহ্যিক সৌন্দর্য ও চাকচিক্যে তাদের তুলনায় অনেক অগ্রসর ছিল। - রর 

৭৫. তাদেরকে বলঃ যে ব্যক্তি গুমরাহীতে নিমজ্জিত হয়, রহমান তাকে ঢিল দিয়ে থাকেন। এমন কি, শেষ ' [ধু 

রঃ পর্যন্ত এসব লোক যখন সেই জিনিসটি দেখে লয়, যার ওয়াদা তাদের নিকট করা হয়েছে তা- আল্লাহর | 

আযাব হোক অথবা কিয়ামতের সময়- তখন তারা জানতে পারে, কার অবস্থা খারাব এবং কার দলবল | 
2 দূর্বন! 


মক্কার কাফেরদের যুক্তি ছিল তোমরা দেখে নাও, দুনিয়াতে কারা আল্লাহর ফযল ও তার নেয়ামতসমূহ 
দ্বারা অনুগৃহীত হচ্ছে। কাদের ঘর-বাড়ী বেশী শানশওকতপূর্ণ কাদের জীবন-যাপনের মান বেশী উন্নত? কাদের 
মজলিশগুলি বেশী জমকালো? যদি এগুলি আমরা পেয়ে থাকি আর তোমরা মুসলমানরা! যদি সেগুলি থেকে 
বঞ্চিত থাক তবে তোমরা নিজেরাই ভেবে দেখো এটা কি করে সম্ভব হতে পারে যে, আমরা মিথ্যার উপর 
থেকেও এরূপ আয়েশ-আরাম ও মজা লুটছি, আর তোমরা সত্য পথে থেকেও এরূপ দুর্দশায় জীবন 
কাটাচ্ছ? 


asus a.u.n.2,n.m.B.u. 0. জজ. 
AN EN uw - EEE 5 Bat 135 এজ i a 3 ভজন শি ডা 2. ঈপজ নিত a sa sn ss লতি নল জা সড উড ই নি Ea sn ০ ডা ow চু লজ, জি 


্ে 


73355 
লু পিঠ 


ns ba ‘ 


62৩১৯) তি 


৩০2 বলে রং 


দেওয়া হবেই পল 
AA £% 4৮ 


৩১৮২৫ 339 ৬৩ | ৩1৩55, 


৬ নিকট: সি অথবা অদৃশ্য সর্কে শিপ 


502 ৩৪৫০ LEG 


9 258 রে 50% 


Codd তক 
922: আমার কাছে এবং সে বলছে যাকিছু ' আমরা তার 
' সে আসবে. অধিকারী হব 


পক্ষান্তরে যে সব লোক সঠিক-নির্ভুল পথ অবলম্বন করে, আল্লাহ তাদেরকে হেদায়াতের পথে অধিক 
"অগ্রগতি ও তরঙ্ধী দান করেন। আর যে সমস্ত নেক্‌ কাজ সমূহ স্থায়ীরূপে থেকে যায় তোমার আল্লাহর 
‘নিকট কর্মফল ও পরিণতি হিসাবে তাই অতি উত্তম। 

অতঃপর তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে আমাদের আয়াতসমূহ মেনে নিতে অস্বীকার করে এবং বলে 
যে, আমাকে তো মাল-সম্পদ ও সন্তান-জনবলে ধন্য করা হতে থাকবেই । 

সে কি গায়েব বিষয়ে জ্ঞান লাভ করতে পেরেছে? কিংবা সে রহমানের নিকট হতে কোন প্রতিশ্রুতি ' 
আদায় করে নিয়েছে? 

কক্ষণও নয়, যা বণ ত আনা শা তার তলং তার জত দত শাহর দা রাত বহ ছি 
করে দেব। 

যে সাজ-সরঞ্জাম ও জন-বলের কথা এই লোক বলে তা সবই শেষ পর্যন্ত আমার নিকটই থেকে যাবে এবং 
সে একাকীই আমার নিকট হাজির হবে। 


হর 
এ, 
লজ 
রা 
এগ 
না 
এ 
Lm 
7 
a 
নে 
এজ. 
a) 
১ 
আআ 
জত 
এ 
এ 


2. প্র ১ জা, আও পর পর আজ, আআ 


ভি আজ) ভা. জা জা, মাং তাং | | 


Ll 
5 ED es ডা a son শি পুত 50 টিন রর জজ ক 28 


2 


[ 


শা 


MES 


ee 
2/4 € তর টি রে রি চা 2 র্‌ 

Bt HE 
রা wl © 16৩3 (৪৩ 0৯; ২১ 5 ৮৪১১১৩০৪ 2) 
21] নাইকি (তাদের দাবীর) তাদের প্রশ্রে এবং তাদের ইবাদত লা তার! te te 
te! বিরোধী রে 
Et 229% রঃ A A AEA টা পে 2 
Eh 2১৪ 05) EL চে ped 7 রর 
te তাদের কে উপর শয়তানদেরকে আমরা পাঠিয়েছে যে তুমিলক্ষ্য tet 
Ba আমরা কর | 
a) ] te 
Es) YY রে 


2 


পর্ণ 2 2492 


৫৮80 ও 


১৯১০ ১৪৯৭১ 


CS nt) 


৮১. এই.লোকেরা আল্লাহকে ছেড়ে দিয়ে নিজেদের কিছু রব বানিয়ে রেখেছে, যেন তারা এদের পৃষ্ঠ-পোষক ও 

_, সহায়ক শক্তি হতে পারে 

৮২. না, কেউ পৃষ্ঠ-পোষক ও শক্তি-বর্ধক হবে না। তারা সবই এদের ইবাদতকে অস্বীকার করবে, আর উল্টো 

তারাই এদের বিরোধী হয়ে দাড়াবে । 

রুকু ঃ ৬. 

৮৩. তুমি কি লক্ষ্য করছ না যে, আমরা এই সতা-অমান্যকারী লোকদের উপর শয়তানগুলোকে লেলিয়ে 
দিয়েছি। যারা এদেরকে খুব বেশী বেশী করে (সত্য বিরোধীতায়) উদ্বুদ্ধ করছে? 

৮৪. এখন এদের উপ্র আযাব নাযিল হওয়ার জন্য অস্থির হয়ো না। আমরা এদের দিন গণনা করছি। 

৮৫. সেদিন অবশ্টাই আসবে যখন মুক্তাকী লোকদেরকে আমরা মেহমানদের মত রহমানের দরবারে উপস্থিত 
করব। 

৮৬, আর পাপী অপরাধী লোকদেরকে পিপাসু জানোয়ারের মত জাহান্নামের দিকে তাড়ায়ে নিয়ে যাব। 


[সস 


Jae nC Gn ml 


Ge Jo SC St Sy Sy 
Sooo ot Noy Nt NRO DTA 


সস 
এজ, 


এ 
is 


LM) 
JG BG) 


a) 


De DC Se 


(3 


সে 


চে 


লেস সত 
7) 


EEE 
সস 


463 6134 ০-১৯ 
দয়াময়ের 


হণ করেছেন তারাবলে এবং প্রতিশ্রুতি 


ক 
০] 


সদ 
টস 


গস 
চা 


পা তার ও পার্পার্ট 


৩ ০0 ৫ 4৫ A> ১2১ 
Sis OEE ০৮৮৩) SEEN ৬ 2৪ 
ক্ছু তোমরা 


৮ 
ip 
১) 


নি 


টি 


৫ 
সপ ** 
ও. তাগেকে বিদীর্ণ হওয়ার. আাশমভলী উপক্রম বীভৎস 
হয়েছে বেহুদা (কথা) এনেছ 
1৩ ৮ DAA NMDA HEA EAN 2 2 2/2 
৩৮) 1১১ ৩10৩৬ J I ১ ০০০৯ 
দিয়াময়ের  দাবীকরছে (একারণে) চুণাবচর্ণ পাহাড় সমূহ পতিত এবং পৃথিবী 
জন্যে যে হয়ে হবে মি 
টিপা ১ 4 9% 2 [টপ ১৯৮৯৮ 
CE ৩1] ৫0৬৩ ৬৩০ 01 ৬৮৯৪ Bl 
1 পুত্র তিনি গ্রহণ যে দয়াময়ের জন্যে. শোভাপায় 
কেউ করবেন 


লে 
SC nl, 0 is en. On, Ss SC 


DE) 


SEE 


992525, 


Se) 


Co) 


ত 


শিরিন 124 LM Tn) SDN 11 ৫ ৮ 2 
৫৮৬০ oI osm 2 
'বান্দারূপে দয়াময়ের উপস্থিত এ ব্যতীত পৃথিবীর ও আকাশমন্ডলীর মধ্যে যা কিছু 
| কাছে হবে যে আছে 


Gu 


ররর 


ডর. 
a: 


৬ 
০০ 


১) 
[স্গিশগ 


সস 
সূ 


Ou 
OC tn ac J 


৫৮০০৭ 


সেই সময় লোকেরা কোন সুপারিশ আনতে সক্ষম হবে না- তাদের ছাড়া যারা রহমানের দরবার হতে 
প্রতিশ্রুতি লাভ করেছে। 

তারা বলেঃ রহমান কাউকে পুত্র বানিয়েছে। ৃ 

এ অতি সাংঘাতিক বেহুদা কথা যা তোমরা রচনা করে নিয়েছ। 

অসম্ভব নয় যে, আসমান ফেটে পড়বে, যমীন দীর্ঘ হয়ে যাবে আর পাহাড়-পর্বত ধুলিম্মাং হবে- 

এ কারণে যে, লোকেরা রহমানের সন্তান হওয়া দাবী করেছে৷ 

কাউকে পুত্র বানিয়ে নেয়া রহমানের জন্য শোভনীয় নয়। 

যমীন ও আসমানের মাঝখানে যা কিছু আছে তা সবই তার নিকট বান্দা হিসাবে উপস্থিত হবে। 


নি ও ক BABB TBAB OB, 
La Ba Ba Da Das Va Da Baa Ba Da Da 


Loo) 


নট 


TTB 
সুচি 


A. 
CC al Se OCC 


টি 


টি 
্‌ 
হি 


১২২ 


এ 


এরা, 
0) 


সূরা মারয়াম - ১৯ . ৩১ পারা- ১৬ 


TAR 
টি / 5352 }24 SAL 
3 দা 1 


ডি, 


[দণে 1 তারকাছে তাদের এবং গণনা ডে নে ও তা tl ৬ নিশ্চয়ই 
আসবে সকলে করে চি করে রেখেছেন গনি 
Bd Ss Pd ESO ww | Ww $F পতি, / £ ন 
৬৯ | if (৫9) 
AD 0৩০৮ ৩০০৮) 1৮ 5122] Gi SO 
তাদের সৃষ্ট ক == সৎ ঝখঅকর্পেছে .ও লি যারা 
জন্যে (মানুষের মনে) 


alo Se SG Se 
Ol lo, CC, ht 


গস 


So 0 5 


CE 2588) BU 8১৫ UG 98 রা 


সুত্তাকীদেরকে 2 তুমি যেন তোমার কারার 
সুসংবাদ দাও 


CG Duce SG nc OC Sn Sac SG 


> ৩ ৪১৫ 


Sale Sa) 


রনি 

> 
৮১১ 
মার্নবগোষ্ঠি হতে রতি আমরা ধ্বংস 
টা 


2, 


০০১০৩৬৫০৫০৫ 


গত 5৫ 


চি পে Es 2 


EY 


GG Os 


Ga) 


এ 


খে 


C2 


32, 


পর্যন্ত তারা অবশ্যই মানুষের অন্তরকে জয় করে। আর অবিশ্বাসী অবিশ্বন্ত লোকদের মিথ্যা তাদের পথ 


দিন ১৯ করে রাখতে পারে না! 
ত RMN RHR ENRON SNC RRR ESC nats 


এড, 
০ 


a টু 
রা তিনি সর্ব-ব্যাপক এবং তিনি তাদের গণনা করে রেখেছেন। র্‌ 
ee CE EL নারাজ হুঃ 
যেসব লোক ঈমান এনেছে ও নেক্‌ আমল করেছে, অতি শীঘ্রই রহমান মানুষের মনে তাদের প্রতি a 
রি অবশ্যই ভালোবাসার উদ্ভব করে দিবেন১৭। ন্‌ 
et অতএব হে নবী! এই কালামকে আমরা সহজ করে তোমার মুখের মাধ্যমে এ জন্য নাযিল করেছি যে, তুমি | 
tet মুক্তাকী লোকদেরকে সুসংবাদ দিবে এবং জেদী লোকদেরকে ভয় দেখাবে। 2 
te এদের পূর্বে আমরা কত জাতিকেই না ধ্বংস করে দিয়েছি। এখন কি তুমি তাদের কোন চিহ্ন খুজে পাও, হু 
Ra কিংবা তাদের ক্ষীণ শব্দ ও কি কোথাও শোনা যায়? a 
ce অর্থাৎ আজ মক্কার অলিতে-গলিতে তারা লাঙ্কিত ও অপমানিত হচ্ছে। কিন্তু এ অবস্থা বেশী দিন স্থায়ী Es 
Fa থাকবেনা। সেদিন অতি নিকটে যখন তারা নিজেদের সৎ কাজ এবং উত্তম চরিত্র ও ব্যবহারের কারণে টি 
te মানুষের কাছে অবশ্যই প্রিয় হবে, মানুষের হৃদয় তাদের প্রতি আকর্ষিত হবে এবং জাতি তাদের দিকে হস্ত [ই 
র্‌ প্রসারিত করে দেবে। দূর্নীতি, অনাচার, অহংকার, গুদ্বত্য, মিথ্যা ও লোক দেখানো কার্যকলাপের জোরে র্‌ 
a) যে নেতৃত্ব ও কর্তৃত্ব চলে তা বলপূর্বক মানুষের মাথা নত করলেও তাদের হৃদয়কে জয় করতে পারে না। | 
রে পক্ষান্তরে যারা সত্যতা, ন্যায়পরতা, অকপটতা, সদ্ব্যবহার ও উত্তম নৈতিকতা সহ মানুষকে সত্য-সঠিক চু 
:t পথের দিকে আমন্ত্রণ জানায় প্রথম প্রথম জগত তাদের প্রতি যতই উপেক্ষা প্রদর্শন করুক না কেন শেষ a) 

৫ 


এ) 


50 
রে 
মা 
টু 
হি 
8 


এ সুরার নাযিল হওয়ার সময়-কাল. সূরা মারয়ামের নাযিল হওয়ার কাছাকাছি । এটা সম্ভবত মুসলমানদের 
আবিসিনিয়ায় হিজরতের সময়ে কিংবা তার পরেই নাযিল হয়েছিল। যাই হোক, এতে সন্দেহ নেই যে, হযরত 
উমরের ইসলাম কবুল করার পূর্বেই এ সূরা নাযিল হয়েছে। 
হযরত উমরের ইসলাম গ্রহণ করার সর্বাধিক প্রসিদ্ধ ও গ্রহণযোগ্য বিবরণ হলো এই যে, তিনি যখন নবী করীম 
(সঃ) কে হত্যা করার উদ্দেশ্যে বের হয়েছিলেন তখন পথের মাঝে এক ব্যক্তি তাকে বলে প্রথমে নিজের. ঘর 
সামলাও । তোমার নিজের বোন ও দুলাভাই এই নতুন দ্বীন কবুল করেছে । এ কথা শুনে হযরত উমর সোজা তার, 
বোনের বাড়ীতে গিয়ে পৌছলেন। সেখানে তার বোন ফাতেমা বিন্তে খাত্তাব ও দুলাভাই সাঈদ ইব্‌নে জায়েদ 
বসে হযরত খাব্বাব ইবনুল ইরৃত্-এর নিকট এক 'সহীফা'র (লিখিত কালাম) শিক্ষা লাভ করছিলেন। হযরত 
উমরের সেখানে উপস্থিত হওয়ার সংগে সংগে তার বোন সহীফাখানি লুকিয়ে ফেললেন। কিন্তু হযরত উমর পড়ার 
শব্দ ইতিপূর্বেই শুনতে পেয়েছিলেন। তিনি প্রথমে কিছু জিজ্ঞাসাবাদ করতে থাকলেন। পরে তার দূলাভাই-এর 
ওপর হামলা চালালেন ও তাকে মার-ধর করতে লাগলেন । বোন তাকে রক্ষা করতে চেষ্টা করলেন। কিন্তু তাকেও 
“মারধর করলেন- এমন কি আঘাতে তার মাথা ফেটে গেল। শেষ পর্যন্ত বোন ও দুলাভাই দুইজন-ই বললেন 
“হ্যা, আমরা মুসলমান হয়েছি- তুমি যা ইচ্ছা করতে পার”। হযরত উমর তাঁর বোনের দেহ হতে রক্ত প্রবাহিত 
হতে দেখে অনেকটা লজ্জিত *ও অনুতপ্ত হয়ে পড়েছিলেন । বলতে লাগলেনঃ “তোমরা যা পড়তেছিলে, তা 
আমাকেও দেখাও ।” বোন প্রথমে তো প্রতিজ্ঞা করালেন যে, তিনি তা ছিড়ে ফেলবেন না। পরে বললেন “তুমি 
গোসল করে না আসা পর্যন্ত এ পাক সহীফা স্পর্শ করতে পারবে না।” হযরত উমর গোসল করে এলেন এবং পরে 
“সহীফা' খানি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। এ সহীফাখ্ধানিতে আলোচ্য সূরা ত্বাহ৷ লিখিত ছিল । এ পড়তে 
পড়তে তার মুখ হতে সহসা ধ্বনিত হল “কী সুন্দর কালাম!” এ কথা শোনামাত্রই হযরত খাব্বাব ইবনুল ইর্ত্‌ 
যিনি হযরত উমরের পদধ্বনি শুনতে পেয়ে পূর্বেই লুকিয়েছিলেন-বাইরে এলেন এবং বললেন “আল্লাহর কসম, 
আমি আশা করি আল্লাহতা'আলা তোমার দ্বারা তার নবীর দ্বীনের দাওআত বিস্তার ও সম্প্রসারণের বহু কাজ 
করাবেন- বহু খেদমত নেবেন। গতকাল-ই আমি নবী করীম (সঃ)কে বলতে শুনেছি, তিনি বলছিলনঃ “হে 
আল্লাহ, আবুল হেকাম ইবনে হেশাম (আবু জেহেল) কিংবা উমর ইবনুল খাস্তাব- এই দুজনের কোন একজনকে 
রা]: ইসলামের সমর্থক বানিয়ে দাও।” অতএব হে উমর, আল্লাহর দিকে অগ্রসর হও, আল্লাহর দিকে চলতে শুরু কর। 
্ধী]. হযরত উমরের ইসলামে দীক্ষিত হওয়ার ব্যাপারে এখনও যার অভাব ছিল এ ব্যাকাটি তাও পূর্ণ করে দিল। আর 
তথনই তিনি হযরত খাব্বাব (রাঃ)-এর এর সংগী হয়ে নবী করীম (সঃ)-এর নিকট উপস্থিত হলেন এবং ইসলাম 
" কবুল করলেন। আবিসিনিয়ায় হিজরতের ঘটনার অল্পকাল পরেই এ ঘটনা ঘটে । - 


uuu een. পর রা) তত. আআ, 2) nna ১৪ প্র লজ প্রা হ জজ ভা হজ জে জল আরজ হজ ভা wt এ তা, তত, তাজ, জা তত, লা জা e, ঠা 


আত 


2) 2 রং তং তে আও জে, হা আ? এ, 


রি না 
‘B রাজ উজউ উ৯৩৪৩ তু 2৩ শে sets a) হত ০৪৬ তা ইউ EE চি Bad ed 35 চু নি হি উজ ছু ২39 তর ভা Bat ৯১৬৪৭ a Sree etn le ns ১৪৯ 


' সূরাটির সূচনা হয় এ ভাবে “হে মুহাম্মদ! এই কুরআন তোমার প্রতি এ জন্য নাযিল করিনি যে- শুধু শুধুই 
তোমাকে বিপদে নিক্ষেপ করা হবে । পার্বত্য শিলাখন্ডের মধ্যে হতে দুধের স্রোত প্রবাহিত করার কোন দায়িত্ব 
তোমার নেই। যারা মানেনা, তাদের জোরপূর্বক মেনে নিতে বাধ্য করবে, হঠকারী লোকদের অন্তরে ঈমানের 
আলো জ্বালাতেই হবে- এ দায়িত্ব তোমার উপর ন্যস্ত হয়নি। আসলে এ তো একটি নসীহত-স্ররনিকা-স্মারক। 
যাদের অন্তরে আল্লাহ্‌র ভয় রয়েছে, যারা তার পাকড়াও হতে বাচতে চায়, তারা যেন এ শুনতে পেয়ে সরল-সোজা 
পথ অবলম্বন করে। এটা যমীনে ও আসমানের মালিক আল্লাহর কালাম । তিনি ছাড়া আর কেউই উলুহিয়াতের- 
কর্তৃত্বের অধিকারী নম্র । এ দুটি মহাসত্যই অটল, অকাট্য ও শাম্বত। কেউ তা মানুক আর না-ই মানুক তাতে 


কিছুই আসে যায় না। 


* এ ভুমিকার পর সহসা হযরত মুসা (আঃ)-এর কাহিনী শুরু হয়ে যায়। বাহ্যত এ একটা কাহিনী হিসেবেই বর্ণিত 
হট হয়েছে। তদানীস্তন অবস্থার দিকে এতে কোনই ইংগিত নেই । কিন্তু যে পরিপ্রেক্ষিতে এ কাহিনী বর্ণিত হয়েছে, 
তখনকার অবস্থার সাথে কতকটা মিল থাকার দরুন এ মন্কাবাসীদেরকে আরও কিছু কথা বলছে বলে মনে হয়। 
: যদিও তা এ সূরায় ব্যবহৃত শব্দ হতে ব্যাহ্যত জানা যায় ন! কিন্তু এর ছত্রে-ছত্রে , ছত্রের বাকে বাকে যেন এ | 
মুদ্রিত হয়ে রয়েছে। এ পর্যায়ের কথা-বার্তার ব্যাখ্যাদানের পূর্বে এ কথা ভালোভাবে বুঝে নিতে হবে যে, আরব: | 
দেশে বিপুল সংখ্যক ইহুদী বর্তমান থাকার কারণে এবং সাধারণ আরববাসীদের ওপর ইহুদীদের জ্ঞান ও চিন্তাগত 
আধিপত্য ও শ্ররেষ্টতু প্রতিষ্ঠিত থাকায় -উপরস্ত্র রোম ও আবিসিনিয়ার খৃষ্টান রাজ্য ও দেশগুলোর প্রভাবেও 
-আরবরা সাধারণভাবে হযরত মূসা (আঃ)-কে আল্লাহর নবী মনে করত ও মান্য করত। এ মহাসত্য সন্মুখে 
রাখার পর এখন দেখুন এ কাহিনীর মাধ্যমে মন্কাবাসীদের প্রতি পরোক্ষে কোন সব কথা বলা হয়েছে! এখানে 
আমরা তা উল্লেখ করছি। 


১. আল্লাহতা'আলা কাউকেও এভাবে নবুয়্যত দান করেন না যে, ঢাক-ঢোল বাজিয়ে বিরাট এক জনসমুদ্র ডেকে | 
রীতিমত এক অভিষেক উৎসবের অনুষ্ঠান করে ঘোষনা করবেন যে, আজ হতে আমরা অমুককে নবী নিযুক্ত [৫ 
করলাম । নবুয়্যত যাকেই দেয়া হয়েছে, খুব গোপনেই ও সাদা-সিধে ভাবেই দেয়া হয়েছে, যেমন হযরত 
মূসা (আঃ) কে দেয়া হয়েছিল । এরূপ অবস্থায় মুহাম্মদ (সঃ)-কে সহসা নবী হয়ে তোমাদের সম্মুখে আসতে 
দেখে তোমরা বিস্মিত হচ্ছো কেন? অথচ এজন্যে না আসমান হতে কিছু ঘোষণা করা হয়েছে, না যমীনের 
উপর ফেরেশতারা চলাফেরা করে এর ঘোষণা করেছেন। বস্তুত ইতিপূর্বেও কোন দিন-ই নবী নিয়োগের | 
ব্যাপারে ঢাক-ঢোল পিটিয়ে কোন ঘোষণা করা হয় নি, তাই-আজ মুহাম্মদ (সঃ)-এর ব্যাপারেও সে রূপ [£8 
" হওয়ার কোন কারণ থাকতে পারে না। | 


হযরত মুহাম্মদ (সেঃ) আজ যে কথা পেশ করছেন-তওহীদ ও পরকাল- হযরত মূসা (আঃ)-কে ঠিক সেই 
কথাই আল্লাহতা'আলা শিক্ষা দিয়েছিলেন, তাকে নবী নিযুক্ত করার সময়। ন 
. আজ যেভাবে হযরত মুহাম্মদ (সঃ)-কে কোনরূপ সাজ-সরপ্রাম ও লোক-লঙ্কর ব্যাতিরেকেই এবং সম্পূর্ণ | 
একাকী ও নিঃসংগ. ভাবে কুরাইশদের সামনে সত্য দ্বীনের পতাকাধারী বানিয়ে দীড় করিয়ে দেয়া হয়েছে, | 
ঠিক অনুরূপ ভাবে হযরত মূসা (আঃ)-ও একাকী ও সহসাই এই বিরাট কাজে নিযুক্ত হয়েছিলেন। তাকে 
নির্দেশ দেয়া হয়েছিল যে, তিনি যেন ফেরাউনের মত অত্যাচারী বাদশাহকে না-ফরমানী ও খোদান্রাহীতা 

হতে বিরত থাকার উপদেশ দান করেন। কিন্তু সে জন্য তার সংগে কোন লোক-লঙ্কর দেয়া হয়নি। আসলে | 

EL nes ATL LES a BAU ELE ই 


OEE EEE EEE জট উিউ জট ই 
বাদশাহর কাছে দ্বীনের দাওয়াত পৌছাও। খুব বেশী কিছু করলেও শুধু এতটুকু করা হলো যে, তার |: 
.আবেদনক্রমে তার ভাইকে তীর সাহায্যকারী হিসেবে নিযুক্ত করে দিলেন । এ ব্যতীত কোন সৈন্য বাহিনী বা [| 
হাতী-ঘোড়া এই বিরাট কাজের জন্য ভার সংগে দেয়া হল না। 


১ আজ মন্কাবাসীরা হযরত মুহাম্মদ (সঃ)-এর বিরুদ্ধে যে সব প্রশ্ন, আপত্তি ও সন্দেহ বা অভিযোগ উত্থাপন 
' করছে, যে সব যুলুম ও উৎপীড়নের হাতিয়ার  ব্যববার করছে, এ ধরনেরই হাতিয়ার- ইহাপেক্ষাও 
বেশী পরিমাণে ও ব্যাপকভাবে- ফেরাউন হযরত মূসা (আঃ)-এর বিরুদ্ধে ব্যবহার করেছে। কিন্তু তারপর 
কিভাবে সে সব ব্যবস্থাপনা ব্যর্থ হয়ে গেল. এবং শেষ পর্যন্ত কে জয়ী হল, তা লক্ষ্য করার বিষয় । আল্লাহর 
সহায়-সম্থলহীন নবী জয়ী হলেন, কি লোক-লঙ্কর.ও সাজ-সরঞ্জামের অধিকারী ফেরাউন জয়ী হল? এ পর্যায়ে 
স্বয়ং মুসলমানদেরকেও এক অকথিত সাস্তনা দেয়া হয়েছে যে, নিজেদের অসহায় অবস্থা ও মক্কার কুরাইশ 
কাফেরদের প্রভাব-প্রতিপত্তি ও.সাজ-সরঞ্জাম দেখে বিন্দুমাত্র ঘাবড়ে যাবে না। যে কাজের পিছনে আল্লাহর 
হাত রয়েছে শেষ পর্যন্ত তাই-ই সাফলামভডিত হয়ে থাকে ।. এ প্রসংগে মুসলমানদের সামনে মিশরের 
যাদুকরদের দৃষ্টান্ত পেশ করা হয়েছে। তাদের সামনে প্রকৃত সত্য যখন উদ্ভাসিত হল, তখনই তারা ঈমান 
আনল। অতঃপর ফেরাউনের কঠোর শান্তি ও প্রতিশোধ গ্রহণের ভয়ও তাদেরকে ঈমানের পথ হতে বিচ্যুত 
করতে পারল না। 


. শেষ পৰ্যন্ত বনী-ইসরাঈলের ইতিহাস হতে একটা সাক্ষ্য পেশ করে দেখানো হয়েছে যে, দেবতা ও মা'বুদ 
রচনার কাজ শুরু হয় কত না হাস্যকরভাবে এবং আল্লাহর নবী এই জঘন্য কাজের নাম-চিহ পর্যন্ত রক্ষা 
করার পক্ষপাতী থাকেননি কখনো। অতএব আজ হযরত মুহম্মদ (সঃ) যে শিরক্‌ ও মূর্তি পূজার বিরুদ্ধতা 
৪5971557575 


এভাবে, সুনা আ:)-এর কাহিনী বর্ণনার পর্যায়ে আরও অনেক জরুরী বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। 
তখনকার সময়ে মক্কার কুরাইশ ও নবী করীম (সঃ)-এর পারস্পরিক দ্বন্দ ও সংঘর্ষের সঙ্গে সম্পর্কিত যাবতীয় 
বিস্তুয়ই এ হতে স্পষ্ট হয়ে উঠেছে। অতঃপর এক সংক্ষিপ্ত ভাষণ পেশ করা হয়েছে। বলা হয়েছে, আসলে এই 
কুরআন একটি নসীহত ও একটি মহামুল্য উপদেশ ছাড়া আর কিছুই নয়। এ তোমাদের নিজেদের ভাষায় 
তোমাদেরকে বুঝাবার জন্যে নাধিল হয়েছে। এর প্রতি মনোনিবেশ করলে এবং এ হতে শিক্ষা গ্রহণ করলে 
শব! নিজেদেরই কল্যাণ করবে । আর যদি নাই মানো, তবে তার পরিণামে তোমাদেরই চরম অকল্যাণ হবে। 
ধা” অতঃপর হযরত আদম (আঃ)-এর কাহিনী বর্ণনা রুরে বুঝানো হয়েছে যে, তোমরা যে পথে চলেছো.. যে 
| মনোভংগী তোমরা গ্রহণ করেছ, আসলে তা শয়তানের অন্ধ অনুসরণেরই পথ । কখনও-কখনও শয়তানের ধোকায় 


পড়ে যাওয়া এক মানসিক দুর্বলতা ছাড়া কিছুই নয়, এ হতে খুব কম মানুষই রক্ষা পেতে পারে। কিন্তু প্রত্যেকের 
জন্য সঠিক কর্মনীতি হচ্ছে এই যে, ভুল ধরা পড়লে ও নিজের ভ্রান্তি বুঝতে পারলে মানব জাতির আদি পিতা 
হযরত আদম (আঃ)-এর মতই অকপটে ও স্পষ্ট ভাষায় তা স্বীকার করা উচিত, স্বীকার করে তওবা করা কর্তব্য । 
অতঃপর আল্লাহর বন্দেগীর দিকে ফিরে, আসাই বাঞ্ছনীয়'। ভুল করেও তার উপর জিদ্‌ করা এবং নসীহত শুনার 
" পূর-ও তা হতে বিরত না হওয়া নিজের পায়ের ওপর নিজ হাতে কুড়াল মারা ছাড়া আর কিছুই নয়। এর পরিণাম 
গে পর্যত নিজেকেই ছুপতে হয়। এতে অপর কারও কিছু কতি হুকি হয় না। 


১৪৯টি ী ূ ৩৫ 88১০ 


এর ত্র জি জজ ভি জজ প্রি তি ns a.s ss.» c.s fi. .s.e.n.aa.s.a.e.n.u.a.a.n.u.n.e. রগ. 
গান পি HR EE a A i EEE EAE RH AE RRS EERE En cn Aa nan sa dan as A A aca aa i nA 


পের ভাগে লী কন (সঃ) ও মুগলনানদেরকে পুরানো হয়েছে নে, এ সভ্য অমান্যকারীদের ব্যাপারে তাড়াহুড়া Te 
করোনা, ধৈর্যহারা' হয়োনা । আল্লাহর নিয়ম হলো এই যে, তিনি কোন জাতিকে তার কুফর ও না-ফরমানীর কারণে 
সহসা পাকড়াও করেন না : বরং তিনি প্রত্যেককেই সংশোধনের যথেষ্ঠ অবকাশ দিয়ে থাকেন। কাজেই তোমরা | 
ঘাবড়াবে না। অটল ধৈর্য-সহকারে এ লোকদের অন্যায় বাড়াবাড়ি ও যুলুম পীড়ন সহ্য কর। আর তাদেরকে 

নসীহত করার দায়িত্ব পূর্ণমাগ্রায় পালন করতে থাক। এ পর্যায়ে নামায পড়ার হুকুম দেয়া হয়েছে, যেন এর 
দৌলতে ঈমানদার লোকেরা ধৈর্য, সহনশীলতা, অল্পে তুষ্টি, আল্লাহর ফয়সালায় রাজী ও খুশী থাকা এবং আত 
সমালোচনা প্রভৃতি গুণসমূহ লাভ করতে পারে। কেননা সত্য দ্বীনের দাওআত দানের ব্যাপারে এই গুণাবলী 


একান্ত অপরিহার্য। 


st, we Rm, জার সা জা জিও পরল আআ জলজ, চু 


এজ) জা, 


Ana PR A eo. MBL, C0, Ns a an. nin, a, m,n Rann a Renn ne alan 


রঃ রত হা ভারা? 


উজ জজ তা, জজ: ১ mn, REE 
Ed 
৯ 
হ। জ। জা হা, পা তা, nn Gn. 


রর ক ক 
(» জে, জু, ভা। হাত রা জা, 


এ, জা. জজ, 


| মি 
- আট তার রুকু (সংখ্যা) মী তথা হা (২০) 


oo ৯19১9 


অতীবযেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 
এ ভি 6 9%৬ 


নিত টি 
0178) ৬৬. 
(এই) তোমার উপর দস না 


৯৩৫ জে 


175৫ 

)1 ৯ 
5১১৫৩ G 
'আকাশনন্তলীর মধ্যে 
আছে 


রর পাও ৫ > 
তারই সমাসীন 


(মালিকানায়) হয়েছেন জু দয়াময় 


(আছে) 


Oc LL ৩৪2 রর GD ৫ 
সিক্ত মাটির 


নীচে “যাকিছু এবং উভয়ের মাঝে যাকিছু এবং 
(আছে) 


রুকু ৪১. 
* ত্বাহা, 

আমরা এই কুরআন তোমার প্রতি এজন্য নাযিল করিনি যে, তুমি (এর দরুন) মসীবতে পড়ে যাবে। 

এতো একটি স্মারক- এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে ভয় করে১। ন 
নাযিল করা হয়েছে সেই মহান সত্তার তরফ হতে যিনি পয়দা করেছেন যমীনকে এবং উচ্চ বিশাল |ঞ্রু 
আসমানকে। 

তিনি রহমান, (বিশ্বলোকের) সিংহাসনে সমাসীন। 

তিনি মালিক সেই সব জিনিসের যা আসমানে ও যমীনে আছে, জা বা ভা বহন ও ভনমালর 
মাঝখানে এবং মাটির গর্ভে । 


১। অর্থাৎ এই কুরআন অবতীর্ণ করে আমি তোমার দ্বারা কোন অসাধ্য কাজ সম্পাদন করতে চাইনা । তোমার 

উপর এ কাজের দায়িত্ব অর্পণ করা হয়নি যে, যারা মান্য করতে চাইবে না তাদেরকে তোমার মানাতেই 

হবে, এবং যাদের অন্তর ঈমানের পক্ষে সম্পূর্ণ রুদ্ধ হয়ে গিয়েছে- তাদের অন্তরের মধ্যে তোমাকে ঈমান 
প্রবেশ করাতেই হবে। এ কুরআন তো মাত্র এক নসিহত-উপদেশ ও স্বারক। এ অবতীর্ণ করার উদ্দেশ্য [ধু 
83 LE atte bbls DAU Bl sb Nos elie Delos Lali রং 


FE ou 4 রঃ হা ১৪ 25 


| (এমন সত্য রে কথাও) তিনি তিনি শুনেন) 
পর 22 i, 1* ৩ > PREY PLL AP GH গিরি 
৬২৬৩০ ৬৬ ০৪ SOG LIS । ১ 4, 

বৃতান্ত তোমার কাছে কি আর উত্তম নামসমূহ তারই "তিনি ছাড়া কোন 

এসেছে ইলাহ. 

৮০ 1 ১.৪ 


তু 2 টা! 12. তা ৫ ) ১০) 0086 1 


আছে 
1 
1) 
দেখেছি নিশ্চয়ই তোমরা প্রাক তারপরিবারবর্গকে অতঃপর আগুন .সে যখন মুসার 
বলেছিল দেখেছিল 
1 
| 


আগুনের কাছে আমি পাব অথবা ( তা থেকে তোমাদের জন্যে সম্ভবত আগুন 
রা ১৮৮ 9% b টি বি চটি / । Lo 
9 ৬0) ০৬০৮৯ 62> হেত L$ ০৬৩০ 
তোদাররব আমিই এ নাঃ সা বি অতঃপর পথের সন্ধান 
যখন 
রক 2424 ৮ পা হু ৫ 
0%2 ১৪০ ১০৮ টি OWES AL 
(ঘার নান) উপত্যকায় তুমি: নি তোমার জুতা খুলেফেল অতঃপর . 
নী জোড়! 


তুমি নিজের কথা সোচ্চারেই বল না কেন, ভান তো চুপে চুপে বলা কথাও শুনেন বরং তা হতেও গোপন ও 
নিঃশব্দের কথাও জানেন। 

তিনি আল্লাহ, তিনি ছাড়া কেউ ইলাহ নাই । তাঁর জন্য সর্বোত্তম নামসমূহ রয়েছে। 

তুমি মূসার খবর কিছু পেয়েছ কি? le 
যখন সে এক আগুন দেখতে পেয়েছিল ২; আর নিজের পরিবারবর্গকে বললঃ “তোমরা একটু অপেক্ষা কর, |: 
আমি এক আগুন দেখেছি। সম্ভবত তোমাদের জন্য এক-দু'টি অংগার নিয়ে আসব; কিংবা এই আগুনে | 
আমি (পথ সম্পর্কে) কোন নির্দেশ লাভ করবও। 

- সেখানে পৌছালে ডাক দিয়ে বলা হলঃ” হে মূসা, 

, আমিই তোমার রব। জুতা জোড়া খুলে ফেল। তুমি তো 'তুয়া' নামক পবিত্র প্রান্তরে সমূপস্থিত। 

এ সেই সময়ের কথা যখন হযরত মূসা (আঃ) কয়েক বৎসর মাদইয়ানে দেশাস্তরিতের জীবন-যাপন 'করার 
পর নিজের স্ত্রীকে (যাকে তিনি মাদইয়ানে বিবাহ করেছিলেন) নিয়ে মিশরে প্রত্যাবর্তন করছিলেন। 5 
মনে হয় - তখন রাত্রিকাল ও শীতের সময় ছিল । হযরত মূসা সিনাই উপদ্বীপের দক্ষিণাঞ্চলের মধ্য দিয়ে 
পথ অতিক্রম করছিলেন। দূর থেকে এক আগুন দেখে তিনি মনে করেছিলেন হয়তো ওখান থেকে কিছু | 
আগুন পাওয়া যেতে পারে, যার দ্বারা রাত্রি-ভর ছেলে-পুলেদের গরম করে রাখার ব্যবস্থা হয়ে যাবে অথবা 
অন্ততঃপক্ষে ওখান থেকে পথের দিশা জানতে পারা যাবে। তিনি চিন্তা করেছিলেন পার্থিব পথ পাওয়ার, 
-1০৭১৮১০১৭ 


এ ত ত পা আআ শপ পাশা িস্পা 
উড ভি সস আপি আন জজ - আজ.) -আ- জজ হাটি উজ আজ জা হজ আজিজ ঝি জজ জারা জজ জজ আজ জা» 
চি শ2-7---2শিশ হ-র7-7-8-22--2-2-8-5 220 2-2-------শর------- 


23) তা ভি তি WY 222 55 ৫ 


হীকরা হয় তাই আমি এবং জা] 
ly নিয়েছি : 


Ee) ঠা এ 2৩ ভা 12) 8 


৬, এবং হু 


tsp ০৬ 2 2 { 
১১ 1 তর “ডে 5৫0৫) 
উর আসবেই কিয়ামত 
ভিলা 


৩ 2 ৫৫ 2 12% 

চি ০ ০ 5503০ 

সে চেষ্টা 
না সাধনা করে 


45 ও রা টি 


এটা (আল্লাহ্‌ এবং. তুমি. তাহলে তার প্রবৃত্তির 
বললেন) কি ধ্বংস হবে 


র পণ 2 পর sf 


আমি 
০96 ৯4৫ পা 
9৬১০২ BH ০$ 
‘মূসা হে তা নিক্ষেপ (আল্লাহ) 
খর নললেন 
উদ Ff 
আমিই আল্লাহ, আমি ছাড়া আর কেহ ইলাহ নাই। অতএব তুমি আমার বন্দেগী কর । এবং আমার স্মরণে 
নামায কায়েম কর। 
কিয়ামতের নির্দিষ্ট সময় অবশ্যই আসবে । আমি তার নির্দিষ্ট সময় গোপন রাখতে চাই; যেন প্রত্যেক 
ব্যক্তি স্বীয় চেষ্টা-সাধনা অনুসারে প্রতিফল পেতে পারে। 
কাজেই যে ব্যক্তি তার প্রতি ঈমান আনে না ও নিজের নফসের বাসনা-লালসার বান্দা হয়ে গেছে, সে যেন 
তোমাকে সেই নির্দিষ্ট সময়ের চিন্তা-ভাবনা হতে বিমুক্ত করে না দেয়। অন্যথায় তুমি ধ্বংসমুখে পতিত 
. হবে। 
আর হে মূসা! তোমার হাতে ওটা কি?” 
মূসা জওয়াব দিলঃ “এ আমার লাঠি। আমি এর উপর ভর করে চলি, তা দিয়ে আমার বকরী-ছাগলগুলির 
জন্য পাতা পাড়ি। এ ছাড়া আরও বহু কাজ আমি এটা দিয়ে করে থাকি।” 
বললেনঃ “নিক্ষেপ কর তা, ১১৬০ 


দি তে হা 0.4 .n-s দি জর আজ আদ্র রড জিভ, বিটি EEE EPFL হি তা -জ্র-জ্র- আরা জা ডর জি se. 
শি 2 এজ প্র ১৪৯ এ 


2০০ 5 ৩৩ 3093৫ ৫ ৫ সি 
এবং ভা ধর: তিনি (যা)দৌড়াতে সাপ অমনি তা অতঃপর 
মতে মার জাতি ao) 


৬৩৬৫ 9! 9৩৩৫ 228 26025 ৬ (৩১০ 
তা ফিরিয়েদিব 


তোমার বগলের মধ্যে তোমার হাত চেপেধর 


আনরা দেখাই 


0৬৫৬ 48, 952 


(মুনা) বিত্রোহী নি রত 


২০. সে নিক্ষেপ করল । আর অমনি তা সহসাই একটি সাপ হল। যা দৌড়াতে লাগল । 
| ২১. বললেনঃ “ধর তাকে এবং ভয় পেও না । আমরা তাকে আবার তেমনই বানিয়ে দিব যেমন তা ছিল। 
| ২২. আর তোমার হাতখানি বগলের মধ্যে চেপে ধর, উজ্জ্বল হয়ে বের হবে- কোন প্রকারের কষ্ট-দুঃখ 
'_ ছাড়াই৪। এ দ্বিতীয় নিদৰ্শন। 
২৩.. কেননা আমি তোমাকে আমার বড় বড় নিদর্শনসমূহ দেখাব। 
২৪. এখন তুমি ফেরাউনের নিকট উপস্থিত হও। সে বড় অহংকারী-বিদ্বোহী হয়েছে।” 
ক্রকু £২ 
২৫. মুসা নিবেদন করলঃ “হে আমার রব! আমার বুক খুলে দাও, 
২৬, আমার কাজকে আমার জন্য সহজ করে দাও, 
২৭. এবং আমার মুখের গিরা ঢিলা করে দাও, 


৪১৪১৮০০১৪৯৮ BE NAO 


১৪ জা ঞ্র জাত ১৩ -আ-টি- যজ্ঞ জজ - জে আজ থা জজ আগ্রা ভ প্ঞ জ্ঞ-জ্ঞ জা ক ভু.) আজ আআ ছি -জি-ি-জ-জ আজও জজ আআ জা চারি ফি যে রে রে রে যা চি 


ভে জজ জজ জজ 
শা 


করতে পারি আমরা 


১ ১১. 22 24, (UME 
৫165০ ৬৯০ ৩৩ ০৩ 
তোমাকেদেয়া হল নিশ্চয় তিনি 

বললেন 

৫৮ 

৬ 


৬ 
করেছিলাম 


টা 


৪০৪৮৯ ৩ ৬১ 


যেন লোকেরা আমার কথা বুঝতে পারে। . 
আর আমার জন্য আমার নিজের পরিবারের মধ্যে হতে একজন সহকর্মী নির্দিষ্ট করে দাও । 
হারুন যে আমার ভাই। 
তার সাহায্যে আমার হাত মজবুত কর 
এবং তাকে আমার কাজে শরীক বানিয়ে দ্বাও। 
যেন আমরা খুব বেশী করে তোমার পবিত্রতা বর্ণনা করি, . 
. তোমার কথা খুব বেশী মাত্রায় চর্চা, আলোচনা ও স্বরণ করি। 
- : তুমি তো সব সময়ই আমাদের অবস্থার প্রতি দৃষ্টিবান থেকেছ।” 
বললেনঃ দেওয়া হল যা কিছু তুমি চেয়েছ, হে মুসা! 
আমরা আবার একবার তোমার প্রতি অনুগ্রহ প্রদর্শন করলাম, 
স্মরণ কর সেই সময়ের কথা যখন আমরা তোমার মা'কে ইংগিত করলাম, এ ভাবে যা অহীর সাহায্যে করা 
৪ 


Cnn আ। জজ, হজ, ও আজ এ) রি, nn, হজ এ 


০২৪0 2 ৪ LEE > 


আমি ঢেলে খবং 


রত ১৫ পর্ণ (£22 
) 4৮ ৫৫ 


> ডল জে, জা) জা" গড, জ। জা 


৩৯. যে, এই শিশুটিকে বাক্সের মধ্যে রেখে দাও এবং বাক্সটিকে নদীতে ভাসিয়ে দাও। নদী তাকে কিনারায় 
ঠেলে দিবে এবং তাকে আমার শত্রু ও এই শিশুটির শত্রু তুলে নিবে। আমি নিজের পক্ষ হতে তোমার 
উপর ভালবাসার সৃষ্টি করে দিলাম এবং ব্যবস্থা করে দিলাম যেন, তুমি আমারই রক্ষণাবেক্ষণে লালিত- 
পালিত হও। 
স্বরণ কর, তোমার বোন যখন চলতেছিল, পরে যেয়ে বলেছিল “আমি তোমাদেরকে এমন ব্যক্তির খোজ 
দিব কি যে এই শিশুর লালন-পালন ভালোভাবেই করবে”৫? এই ভাবে আমরা তোমাকে পুনরায় তোমার 
মায়ের নিকট পৌছে দিলাম যেন তার চোখ শীতল থাকে এবং সে মর্মাহত না হয়। 


| 


ভা 
সন 
5: 
সন 
এ, 
এজ 
এজ, 
এজ, 
তিন 
জজ 
হজ, 
টি 
পল, 


৫। অর্থাৎ বাক্সের সাথে সাথে নদীর ধার দিয়ে যাচ্ছিল। তারপর ফেরাউনের পরিবারের লোক যখন শিশুকে 
45487 
বলেছিল। 


টাবু লি 
38778534755 বু. চিত না লিল ই ডি 252 1 ৯ a ow 


আজ বা আআ na. na, ভি আপা পর আআ ভ। wd, n,n, আত আত ১) nnn. nu ae. ns 


SREP DD 


হজ এ fl n ০ আজ 
চি A_L- ২2225258২22 ১১৪ রাবিতে nan রেন্ট হজ, হজ an ERE ER nnn nnn din 
আন 


পা) | ৩ পাতা পর 
০১ 


এরা টা 


উপ ৫ 
১৩৩৪ 


উপদেশ গ্রহণ 
করবে 


আর (এই কথাও স্মরণ কর), তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে । আমরাই তোমাকে এই ফাঁদ হতে মুক্তি 
'“ দিলাম এবং তোমাকে নানা পরীক্ষা-নীরিক্ষার মধ্য দিয়ে অগ্রসর করেছি। আর তুমি মাদইয়ানবাসীদের 


মধ্যে কয়েক বৎসর পর্যন্ত অবস্থান করলে । এবং এখন তুমি ঠিক সময় মতই এসে পৌঁছেছ। হে মূসা! 
আমি তোমাকে আমরা কাজের যোগ্য বানিয়ে নিয়েছি। 


: যাও, তুমি এবং তোমার ভাই আমার নিদর্নসনূহ দিয়ে আর মনে রেখো, তোর দু'জন আমার রে |: 
কোনরূপ ক্রটি করোনা । 


তোমরা ফেরাউনের নিকট যাও, কেননা সে অহংকারী-বিদ্রোহী হয়ে গেছে। 
তার সাথে নস্রভাবে কথা বলবে; সম্ভবতঃ সে নসীহত কবুল করতে কিংবা ভয় পেতে পারে। 


হও আদ্র প্রচ জর জজ তত -হ হত -ড প্রি গত ত্র ৮ ত্র ভে প্র গ্রহ ভা ভিন ছল as হজ ও তত গজ ১ 
ll Lal -M-R-M.fafl.l-mM-8-.1-.0.4.80-M.N-H জি চি জা টিটি Hal টি সতী জজ জে. ভিজে -ছজ এজ 


আমর! 
59৩ ৪08৮ ছি 
সে সীমা লংঘনকরৰে অথবা 
8 ৬০১৮৫ ৩০4 ও. FH 25০৩৮ 3 
ং ০.১ - 


আমাদের 


"5 
EL 
5 
জি 
১. 
ছি 
LY 
চা 
এজ 
টা 
নর 
এজ 
এপ 
5 
nr 
টা 
এ 
চি 
| 
এছ 
৪ 
BJ 
a 
a 


এ 


৫4 চির ৫০০ AE hd 2 | দি: 
থে আমাদের আখ 


০৫ / 
৯80৫ Ob © 


তোমাদের ভাহলে (ফিরআউন) . 
দুজনের রব কে বলল 


.. উভয়েই নিবেদন করল৬ঃ “ হে পরোয়ারদিগার। আমাদের আশংকা হচ্ছে যে, সে আমাদের প্রতি দুর্ব্যবহার 
করবে কিংবা সীমালংঘনকারী আচরণ করবে!” | 

,. বললেনঃ “ভয় পেয়ো না, আমি তোমাদের সংগে রয়েছি, সবকিছুই শুনছি এবং দেখছি। 

." যাও তার নিকট, আর বল থে, আমরা তোমার আল্লাহর প্রেরিত, বনী ইসরাঈলকে আমাদের সংগে যাবার | 
জন্য ছেড়ে দাও এবং তাদেরকে কষ্ট দিও না। আমরা তোমার নিকট তোমার আল্লহ সিদর্শন নিয়ে , | 
এসেছি। শান্তি ও নিরাপত্তা ভারা জন্য, যে সঠিক পথের অনুসরণ করে চলবে । 
আমাদেরকে অহীর মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে যে, তার জন্য জাবান ১1 উট রত 

. অমান্য করবে ।” 
. ফেরাউন বলল ৭ঃ “ আচ্ছা, তা হলে তোমাদের দু'জনের রব কে- হে মূসা?” 


এ তখনকার কথা যখন হযরত মূসা (আঃ) মিশরে পৌছে গিয়েছিলেন এবং হযরত হারুন কার্যতঃ তার 
কাজের সহকারী হয়েছিলেন। সে সময় ফেরাউনের কাছে যাওয়ার পূর্বে দুজনে আল্লাহতা'আলার কাছে এ 
প্রার্থনা করে থাকবেন। শু 
J এখন সেই সময়কার কাহিনী তরু হচ্ছে, খন দুই তাই ফেরাউনের কাছে উপস্থিত হয়েছিলেন। শব] 


। ১৮ চপ 


পার on 


আতা পর হা) aw, 


35 5 0$ ৪47) ৬ ০৬ ৬ ৬৪৬৬৪ 


.  মৃসা জওয়াব দিলঃ “আমাদের রব তিনি যিনি প্রত্যেকটি জিনিসের মূল সৃষ্টি-কাঠামো দান করেছেন এবং 
তার পর তাকে পথ বাতিয়েছেন৮” । 
ফেরাউন বললঃ “তা হলে পূর্বে যে সব বংশের লোক অতীত হয়ে গেছে তাদের অবস্থা কি ছিল?”৯ 
মূসা বললেনঃ “সে সম্পর্কিত জ্ঞান আমার রবের নিকট একটি গ্রন্থে সুরক্ষিত রয়েছে। আমার রব না ভুল, 
করেন না ভূলে যান। 2০” 


পাটি 
= 
টি 
০৪ 
এ 
ন্‌ 
এজ, 
Bt 
A 
শা 
জা 
চু 


অর্থাৎ দুনিয়ার প্রতিটি জিনিস যেরূপেই তা গঠিত হোক না কেন, আল্লাহতা আলা গঠন করেছেন বলেই 

তা সেরূপে গঠিত হয়েছে। তারপর আল্লাহতা'আলা এরূপ করেননি যে, তিনি প্রতিটি জিনিস গঠন করার" 

পর তাকে এমনিই ছেড়ে দিয়েছেন। বরং তিনিই এর পর তার সৃষ্ট সকল, বস্তুকে পথ প্রদর্শন করে থাকেন। . 
দুনিয়ার কোন বন্তুই এরূপ নেই যাকে আল্লাহতা'আলা তার নিজ গঠন অনুযায়ী কাজ করার ও তার নিজ 

সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করার পদ্ধতি তাকে শিক্ষা না দিয়েছেন। তিনি প্রতিটি বন্ধুর মাত্র স্রষ্টাই নন, তিনি তার. 
পথ প্রদর্শক এবং শিক্ষকও বটে । 

অর্থাৎ কথা যদি এই হয় যে আল্লাহ মাত্র একই আল্লাহ তবে আমাদের সকলের বাপ-দাদা, পিভা-পিতামহ ' 
শত শত বছর ধরে পুরুষ পরম্পরাগতভাবে যে অন্যান্য উপাস্য দেবতাদের উপাসনা করে চলে আসছেন 

তোমাদের কাছে তাদের স্থান কি? তারা কি সব রবের আযাবের যোগ্য? তাদের সকলের বুদ্ধি কি লুপ্ত হয়ে 

গিয়েছিল। 

ফেরাউনের প্রশ্নের উদ্দেশ্য ছিল শ্রোতাদের মনে ও তাদের মাধ্যমে সমথ জাতির অন্তরে অন্ধ সংস্কারের | 
আগুন প্ৰজ্জ্বলিত করা । কিন্তু হযরত মুসার (আঃ) এই জবাব তার সবকটি বিষদাত ভেঙ্গে দিল যে, তারা 

যেরূপ থাকুন না কেন, তারা নিজেদের কাজ তামাম করে আল্লাহর কাছে পৌছে গিয়েছেন, তাদের প্রতিটি 

গতিও তৎপরতা এবং তারা ধেঁ যে প্রেরণা বশে কাজ করেছিলেন আল্লাহতা'আলার তার প্রতিটি জিনিসের 

জ্ঞান রাখেন। তাদের সঙ্গে কিরূপ ব্যবহার আল্লাহতা'আলা করবেন তা আল্লাহতা'আলাই ভাল জানেন। 


Hs হজ, রাহ, জা জা wen. 


“রও জা জজ 


হারা মরা 


(20, 


টস 


সূরা ত্বাহা - ২০ ৪৫ পারা- ১৬ 


ছি জজ WR হজ আজ, eR লচ দ্র দিত পতিত তত eee Re ২৪৯০৪৪৭৭৭৯১ 

১4৪ নই SL পর্ণ ও Zod 2/2 ৫০৮৩ ০৩ 
৩ ০৩৯ এ ও $ 1682 এ; - > ৬ 
£88| পথসমূহ তারমধ্যে. তোমাদের চালিয়ে ও বিছানা... খমীনকে তোমাদের করেছেন মিনি 


ই 
রঃ 


পা ১ Af চার্ছে তা / Ad 2 
HCAS 3G DN 92 I 


Sno es 


Ce 


ন 302০১ 5 


রী রা রা ভে রা পানি আকাশ “থেকে ee এবং 
EM) 2435 ৬4 
AGN ৬১৮ ৬১১০ ২০) Ee 18) 5155 3৩ 
ই] অধিকারীদের  অধশাই এর মখো নিশ্চয় ও তোমরা বিভিন্ন 
নর জন্যে নিদর্শনাবলী (রয়েছে). 
[> হা LS 
AAA ৬5 2৩ শি 
) ১৪০৩ 2 ৬৩ ১৫০ / 23৫" ১৪4) 
|. ভারমধ্য এবং তোমাদের ফিরিয়ে আনব তারমধ্যে ও তোমাদের আমরা সৃষ্টি তা (অর্থাৎ বিবেকের 
£2 হতে আমরা ছি আটা) হাতে 
নি Gs রি রা ১৫ 
“ত ক (৬; ৪০৯ $9 ৮৩০০ 
te তা সবই 'আমাদের Ge নিশ্চয় এবং একবার ৬৮ 
5) নিদর্শনাবণী তাকে আমরা A 
te দেখিয়েছি ৰ রর রি ₹ 
রর ৮:75 
হু অমানা ও সে 
a করেছে মিথ্যারোপ করেছে | 
হন | - = 
হুট ৫৩. তিনি১১ যিনি তোমাদের জন্য যমীনের শয্যা বিছিয়ে দিয়েছেন” । এবং তাতে তোমাদের চলার পথ করে 8 
হণ দিয়েছেন, উর্দ্ধ হতে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে নানা প্রকারের উদ্ভিদ ফলিয়েছেন। £3 
রঃ ৫৪. থাও এবং তোমাদের জন্তু জানোয়ারকেও বিচরণ করাও। নিশ্চয়ই এতে বহুসংখ্যক নিদর্শন রয়েছে i 
te! বুদ্ধিমান লোকদের জন্য । j রঃ 
রি রুকু ঃওু রি 
| ৫৫. রর বর ররর নারে নিয়ে যাব রি 
|" এবং তা হতেই তোমাদেরকে পুনর্বার বের করব। | 
| ৫৬. আমরা ফেরাউনকে নিজের সব নিদর্শনই দেখিয়েছি; কিন্তু সে মিথ্যা আরোপ করেই চলল এবং মেনে নিল £2 - 
: না। নে 
[x | # 
ef 8 
পু রি ... : 
্ ১১। কালামের বিন্যাস থেকে সুস্পষ্ট ভাবে বোঝা যায়, ০৮৮ y 'না ভূলে যান' পর্যন্ত হযরত | 
Ra “মুসা (আঃ)-এর জবাব শেষ হয়ে গিয়েছে। তারপর ৫৫তম আয়াত পর্যন্ত সমগ্র ভাষণ আল্লাহতা'আলার ই 
চত 84858885398 ২ 


৬০৪ পা 


আমালে “তাম বের আমাদের EE 


Es A AAA চি ALA ৬১৮৮৩ ৫ 
sod RES ৬৪ (3৮৩ ৪৬ 
তার কলাকৌশল অতঃপর ফিরআউন অতঃপর 

জনা করল প্রস্থান করল 


৫৭. বলতে লাগলঃ “হে মূসা, তুমি কি আমার নিকট এ উদ্দেশ্যে এসেছে যে, তুমি তোমার যাদু-শক্তির বলে 
আমাদেরকে আমাদের দেশ হতে বহিষ্কৃত করবে? 

৫৮. ঠিক আছে, আমরাও তোমার মুকাবিলায় যাদু দেখাব । ঠিক কর, কবে এবং কোথায় এই মুকাবিলা হবে। 
না আমরা এ প্রস্তাব হতে ফিরে যাব, না তুমি ফিরে যাবে। খোলা ময়দানে সামনা-সামনি মুকাবিলায় 
আস।” 

মূসা বললঃ “তোমাদের পূর্ব নির্দিষ্ট উৎসবের দিন, সুর্যোদয়ের সংগে সংগে জনতাও সমবেত হবে। 
ঢু 10809/17/77/5575808 এবং মুকাবিলার জন্য উপস্থিত হল। 


০ 


bd 


ফেরাউনের উদ্দেশ্য ছিল- যদি একবার যাদুকরদের লাঠি ও রশিকে সাপে পরিণত করে দেখানো যায়, 
তবে মূসার অলৌকিক ক্রিয়ার যে প্রভাব মানুষের অন্তরকে প্রভাবিত করেছে তা সম্পূর্ণ দূর হয়ে যাবে। 
হয্রত মূসার (আঃ) নিজের পক্ষ থেকে এ ছিল এক অপূর্ব সুযোগ ৷ তিনি বললেন পৃথকভাবে আবার 
একটি দিন ও স্থান নির্দিষ্ট করার প্রয়োজন কি? উৎসবের দিন তো নিকটবর্তী । সেদিন সমগ্র দেশের 
লোকেরা তো রাজধানীতে এসে সমবেত হবে। অতএব এ মেলার ময়দানেই মুকাবেলা অনুষ্ঠিত হোক 
যাতে সারা দেশের লোক তা দেখতে পারে। এবং সময়ও ঠিক করা হোক দিবসের পূর্ণ আলোকে, যাতে 
১4৪৪৯১৬১০৯৩ 


হই দে ০ এজ 
জজ হজ ভাজ জা ভা জজ রিট জা ছা, 
SEEDS: HEELERS TEASE EEE খর 


১৮2 নি? 


1১০০ 


হতামপা আরোপ 


রা ৩৩ 5 ০০৩৩ ৫১৫৫ ৩১ 28 


(সে) বার্থ হয়েছে নিশ্চয় এবং তোমাদের তাহলে 
শে ধ্বংস করেদেবেন 


| সা ৫ প ও পার্টি ১১ পাপ MPS রে 

: Odo! Ll 5 22 ০, টিকে ৪৮ 
. পরামর্শ তাদের তারা অতঃপর  মিথ্যারচনা করেছে 

মতবিরেধ করল 


SESH EY 09 


(যা হল) তোমাদের রিকি রন এবং চি যাদুর বলে তোমাদের দেশ 
আদর্শ দুজনের 


মূসা (প্রত্যক্ষ যুকাবিলার সময় প্রতিপক্ষের লোকদেরকে সম্বোধন করে) বললঃ “হে ভাগ্যাহত লোকেরা! 
আল্লাহর প্রতি১৩ মিথ্যা অভিযোগ আরোপ করো না । নতুবা তিনি এক কঠিন আধাব দ্বারা তোমাদের 
সর্বনাশ করে দিবেন। মিথ্যা যে-ই রচনা করবে সে-ই ব্যর্থ মনোরথ হয়ে বাবে।” 

এ কথা শুনে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং তারা চুপে চুপে পরস্পর পরামর্শ করতে লাগল ১৪ !” 
শেষ পর্যস্ত কিছু লোক বললঃ “এই দুজন তো নিছক যাদুকর । এদের ইচ্ছা এই যে, তারা নিজেদের যাদুর 
জোরে তোমাদেরকে তোমাদের দেশ হতে বহিষ্কৃত ও বে-দখল করে দিবে এবং তোমাদের আদর্শ জীবন- 
পদ্ধতিকে শেষ করে দিবে। 


2) ১৩। অর্থাৎ এ মো'জেজাকে যাদু ও এ জিনিসের প্রদর্শনকারীকে মিথ্যাবাদী যাদুকর বলে অভিহিত করো না। : 
| ১৪। এর দ্বারা বোঝা যায়, তারা তাদের অন্তরের মধ্যে নিজেদের দূর্বলতা নিজেরা উপলদ্ধি করছিল। তারা ধুব 
র্‌ একথা জানতো যে হযরত মূসা (আঃ) ফেরাউনের দরবারে যা কিছু দেখিয়েছিলেন তা যাদু ছিল না। তারা | 
প্রথম থেকেই এই প্রতিবন্দিতায় ভয়ে ভয়ে ইতঃস্ততার সঙ্গেই এসেছিল। এবং যখন ঠিক মুকাবেলার সময়ে [ধু 
হযরত মূসা (আঃ) তাদের চ্যলেঞ্জ জানিয়ে সতর্ক করেন তখন তাদের সংকল্প অকস্মাৎ বিচলিত হয়ে যায়। 
তাদের মত-পার্থক্য সম্ভবতঃ এই বিষয়ে হয়েছিল যে বৃহৎ উৎসবের দিন - যখন সারা দেশের লোক 
একত্রিত হবে উন্মুক্ত ময়দানে দিনের পূর্ণ আলোকে -এই মুকাবেলা করা ঠিক হবে কিনা? যদি এখানে 
আমরা পরাজিত হই এবং সারা দেশের লোকের সামনে যাদু আর মো'জেজার (সত্যিকারের অলৌকিক 
ED) TT RE HCE Tt UO SO l 


৭ ) 


2! ৩৩ Sl 


ছে ৩ ১8 ৬০ 


যে: 


ঠা LOE 4 গু ৩1 | 
বরং (মূসা) নিক্ষেপ করবে যে আমরা হব : 


নি বলল 


3° PASE AE Td $ 22 পাতি পর্ণ 

= 2৮৮0 ০৯১৬০ ৯৯৪ ৰ 

রি মধ্যে : অতঃপর দৌড়াচ্ছে ভা যে 
অনুভব করল 


তোমরা নিজেদের সমস্ত উপায়-ক্ষমতা-ব্যবস্থাপনা আজ একত্রিত করে নাও এবং একত্রিত হয়ে ময়দানে 
ঝাপিয়ে পড় । মনে রেখো, আজ যে প্রাধান্য বিস্তার করবে জয় তারই হবে।” 

* যাদুকররা বললঃ “মূসা! তুমি আগে ছাড়বে, না' আমরা আগে নিক্ষেপ করব?” 

* মূসা বললঃ “না, তোমরাই আগে ছাড়” । সহসা তাদের রশিগুলি এবং তাদের লাঠিগুলি তাদের যাদুর 
জোরে দৌড়াচ্ছে বলে মূসার মনে হল। 


৬৭... এতে মুসা নিজ মনে তয় পেল ১৫। 


অর্থাৎ যখনই হযরত মূসার (আঃ) জবান থেকে ‘নিক্ষেপ কর' এই কথাটি নির্গত হলো, তখনই যাদুকরেরা 
একযোগে তাদের লাঠি ও দড়িগুলি তার দিকে নিক্ষেপ করে এবং অকন্মাৎ মুসা (আঃ) দেখতে পেলেন যে 
শতশত সাপ তীব্র গতিতে তার দিকে ছুটে আসছে। এই দৃশ্য দেখে যদি মূসা (আঃ) নিজের মধ্যে হঠাৎ 
ক্ষণিকের জন্যে ভীতি অনুভব করে থাকেন তবে তাতে বিস্ময়ের কিছু নেই। মানুষ সর্বাবস্থায় মানুষই ৪3 
বটে, হোক না কেন তিনি পয়গন্বর। তিনি মানবীয় প্রকৃতির উত্ধর্বে হতে পারেন না । এই ক্ষেত্রে একথা | 
উল্লেখযোগ্য যে কুরআন মজিদ এ বিষয়ের সত্যতার স্বীকৃতি দান করেছে যে, - সাধারণ মানুষের ন্যায় . [8 
একজন পয়গম্বরও যাদু দ্বারা প্রভাবিত হতে পারে । যদিও যাদু তার নবুয়্যতের কাজে বিঘ্ন সৃষ্টি করতে 
পারে না কিন্তু তার মানবীয় ক্ষমতা ও প্রকৃতির উপর প্রভাব বিস্তার করতে পারে । এর ছারা সেই সব 
লোকদের ধারণার ভ্রান্তি সুস্পষ্ট হয়ে যায় যারা হাদীস সমূহে নবী করীমের (সঃ) উপর যাদুর প্রভাব 
সম্পর্কিত বর্ণনাগুলি পাঠ করে মাত্র এ বর্ণনাগুলিকেই মিথ্যা বলেন না বরং আরও এগিয়ে গিয়ে সম 

35155880875, 


৫ ৪৯ পারা- ১৬ 


ৃ বে 
. 1 টহাতি হি Eee ১) 
মা নিক্ষেপ এবং বিজয়ী তুমিই তুমি নিশ্চয় 
(হবে) 


১) জজ, জা) আআ, 


কবে 
1 শী রর sn 
১2০০ ৬৬১ 155৮০ 
যাদুকরের কলাকৌশল 
বানিয়েছে 


2 


AKA 
1 ৬৬2৩৮ পি ১০০ 
চি 


এরা আজ জজ জাজ ene. 


আনলাম 


৮ ৫0৫ 2 5৫ 28) ৮৪৫ 64 


মে রর প্রধান অবশ্যই সে নিশ্চয় তোমাদেরকে আমি অনুমতি 


আমরা বললামঃ “ভয় করো না, তুমিই জয়ী হবে। = 
নিক্ষেপ কর যা তোমার হাতে আছে। তা এখনই এদের কৃত্রিম জিনিষগুলিকে গিলে ফেলবে । এরা যা কিছু - | 
বানিয়ে এনেছে, এতো যাদুকরের প্রতারণা ৷ আর যাদুকর কখনও সফল হত পারে না -যত জাক-জমক 
করেই আসুক না কেন”। 

শেষ পর্যন্ত তাই হল, সমস্ত যাদুকর সিজদায় পড়ে গেল১৬। চিৎকার করে বলে উঠলঃ “মেনে নিলাম 
আমরা মূসা ও হারুনের রবকে।” 

ফেরাউন বললঃ “তোমরা ঈমান আনলে আমার অনুমতি দেওয়ার আগেই? বোঝা গেল, এরা তোমাদের 

গুরু যারা তোমাদেরকে যাদুবিদ্যা শিখিয়েছে । 


১৬। অর্থাৎ যখন তারা মূসার (আঃ) লাঠির ক্রিয়াকান্ড দেখলো তখন তাদের তৎক্ষণাৎই এ দৃঢ় বিশ্বাস জন্মালো 
যে, নিশ্চিত এ মো'জেযা -সত্যিকারের অলৌকিক ক্রিয়া; তাদের বিদ্যার জিনিস নয়। সেজন্যে তারা 
5৩37০১১১২৬৯ 


এজন 5৫ 
UME 3 USS 
ঙ Kk 

- 


fo) 


জে, 
Ed 


নে 


রে? 


জীবনেই ফয়সালা করতে পার। 


৭৩. 


ed 
আমাদের তোমরা অবশাই এনং খেঞজুছের রর কান্ডে তোমাদেরকে অবশ্যই 
TE মধো কে জানবেই রি ই রি 
Et A He ৯০৩ 24 ৮৪1৫ [হা ৰণ oo EA 
GLE III SD VEO 3 Gus wf 
ot যা এর উপর তোমাকে প্রাধানা কক্ষণ না তারা অধিক স্থায়ী ও শাতে কঠোরতর 
রি দিব আমর! বলেছিল . 
| “24 RN 2 1৫৮1৫ ০ ৯%। ৮ এন / Ca 
3 ৩ ০৪৬ ৬০৪১ Gl ho 02 উদ 
{| আনি যা মি তই আনাদের সৃষ্টি. বিলি এবং আশা নিদর্শনাবলী অর্থাৎ আমাদের কাছে 
ছু. ফয়সালা কর ৃ সেছে 
রর ৫৮1 (৫) ৬ ৪ ৭4 01-77-5814 I ৫ 
রঃ ৩০1 চত ১ | SUS 952 ৮ ৮০৪৪ 
ta আমরা ঈমান নিশ্চয়ই দুনিয়ার জীবনে এই তুমি ফয়সালা ঃ ফয়সালাকারী 
ta এনেছি আমরা করতে পার bid | 
Bal ৫ EX পরতে ৩ তে পর্ণ নিছে: রপ্ত রে } 1 Vd 2d চিত 
শ্রী 52 এত তা তি 5৮০৬ CT RY GS 
Be (অর্থাৎ) যার আমাদেরকে ভূমিবাধ্য যা এবং আমাদের গুনহ আমাদের ‘তিনি যেন আমাদের 
2 4. করেছ সমূহকে ক্ষমা করেন রবের উপর 
রে ১ এ 
৯৮৯ 
শর্ত সর্প 
যাদুর 


ঠিক আছে! এখন আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক হতে কেটে দিব এবং খেজুর গাছের উপর 
তোমাদেরকে শুলে বসাব। তার পরই তোমরা বুঝতে পারবে যে, আমাদের দু'জনের মধ্যে কার 
আযাব তুলানায় বেশী কঠোর ও স্থায়ী” (অর্থাৎ আমি তোমাদেরকে বেশী শাস্তি দিতে পারি, না মৃসা)। 
৭২. যাদুকররা জওয়াব দিলঃ “কসম সেই মহান সত্তার যিনি আমাদেরকে পয়দা করেছেন। এ হতেই পারে না 
যে, উজ্জ্বল নিদর্শন সমূহ আমাদের সামনে উদ্ভাসিত হয়ে উঠার পরও (মেহাসত্যের উপর) তোমাকে 
আমর! অগ্রাধিকার দিব । তুমি যাকিছু করতে চাও, তা কর। তুমি বেশী কিছু করলেও শুধু এই দুনিয়ার 


আমরা তো আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যেন তিনি আমাদের দোষ-ক্রটি ক্ষমা করে দেন আর এই 
ঘাদুগিরী- যা করতে তুমি আমাদেরকে বাধ্য করেছিলে- মাফ করেন। 


যী চ ছশ চল জত ্ সত ews. 


সি» চি চি কা হজ জা লজ ত্রাস চি | । 
BOB BEBE BH ESE EEE EE ES EERE TEESE EEN EERE 


বু 
ন 
2 
নু 


রর a টা 
‘5 ৪ 2001 | 
লা 2 শি মেরে (অরকৃত কথা) চিরস্থায়ী ও. উত্তম আল্লাহ এবং 1:81 
ই ঝাছে তাই নিশ্চয়ই : ্‌: 
ন রর ৩১৬ EAE Pd ন পার্ট তা পণ Lhd ০ E ; 
মি ৬৬ AS রঃ (5 গে ~ নন 
৯) "৮ er ৬০৯৯১ ১) + ঠি ৩ bed ০১৯০ 11 
না আর তারমধ্যে দে মরবে না জাহান্নাম . তার অতঃপর অপরাধী হয়ে iy 
জন্যে নিশ্চয় 
; LS 27272 রঙ 22 Eg 2/ 1 3/ 
৬ ( ) তত a a i 
রত রর শার্ট তির 2৪ ০৮ ১৫১৯০ 
নেকীর নেকাজ করেছে নিশ্চয় মুমিন হয়ে তার কাছে যে এবং বাচবে 
আসবে 
১ ১১৫ হি ১5826816467 DD রাতে 
৩5 UPS ৩৩৬ ৬৯৩৬৩ DU (পি ৬১৩ 
রণ A & A 
প্রবাহিত হয় স্থায়ী জান্নাত সমুচ্চ মর্যাদাসমৃহ :'তাদেরজন্যে অতঃপর এ 
| (রয়েছে) এসব লোক | 
we ৮ রত 1 A Pad ০৬ 42 1 24 [| 22 A Fos 
2 £1২ ৬১১০. | (০০০৩ 3 
প্‌ AD acd ০৬১ ১৮ ৮৪১ রা ৯) টি সা 
5 প্রকার এটা এবং তারঘধ্যে তারা স্থায়ীহবে নির্বরিনীসনৃহ তার পাদদেশে 
| 
tt 
8 ু 3 2 24 
£ ৪ 5 02 ক 
ir 


APR SCs a Lc, cy a CnC 
-D DD 
j @ নি 


হস 


হত 

আল্লাহই উত্তম- কল্যাণময় এবং তিনিই চিরস্থায়ী” ।- নু 
ta |. 

৭৪, প্রকৃত কথা১৭ এই যে, যে লোক অপরাধী হয়ে নিজের রবের সামনে হাজির হবে তার জনা জাহান্নাম, 
যেখানে সে না জীবিত থাকবে না মরবে। 

আর যে লোক তাঁর সমীপে মু'মিন হিসাবে হাজির হবে, যে নেক আমলকারী হবে এমন সব লোকের জন্য |] 


চির শ্যামল চির সবুজ বাগ-বাগীচা রয়েছে, যার নীচে নহর-ধারা প্রবহমান হবে। তাতে তারা চিরদিন 
বসবাস করবে । এ পুরষ্কার সেই ব্যক্তির জন্য যে পবিত্রতা অবলম্বন করবে। .. 


4 


চি 


৪ 


চা 
-D 


যাদুকরদের কথার উপর বৃদ্ধি করে আল্লাহতা'আলা এ কথা বলেছেন। কথার ধরণ দ্বারা স্পষ্ট বোঝা যায়, 
এ কথা যাদুকরদের কথার অংশ নয় । 


Hl 


TEES 5) 
ভযঘকরো তুমি না আর ধরাপড়ার 
৬ 
ভি ০ 
রে 
Le জিত 
ছেয়ে নিল 


£ টিজিং চি পাক 


9৪৬৬৩ ৩ 2 4৩% 052) 


সৎপথ, ন এবং তারজাতিকে ফিরআউন 
দেখিয়েছিল 


2, > ৬ ১02424 
ie ০৩১৩১ 5 25৩৩ (৬৮০ 1 
তোমাদেরকে আমরা ও তোমাদের শক্র হতে তোমাদেরকে আমরা 
(উপস্থিতির) সময় দিয়েছি উদ্ধার করেছি 


_ আমরা+৮ মূসার প্রতি অহী করেছিলাম যে, এখন রাতা-রাতি আমার বান্দাদেরকে নিয়ে চলতে শুরু কর এবং 
তাদের জন্য সমুদ্রের মধ্য হতে শুষ্ক পথ বানিয়ে নাও। পিছন হতে কেউ আমাদের তালাশ করে ধরে ফেলবে 
সে ভয় করো না, আর না (সমুদ্রের মাঝখান দিয়ে অতিক্রম করতে কোন) ভয় পাবে। 

পিছন হতে ফেরাউন তার লোক-লঙ্কর নিয়ে এসে পৌছিল এবং পরে সমুদ্র তাদের উপর ছেয়ে গেল- 
যেমন করে ছেয়ে যাওয়া উচিত ছিল। 

ফেরাউন তার জাতির জনগণকে গুমরাহ-ই তো করেছিল, কোন সঠিক নির্ভুল পথ-প্রদর্শন তো. আর 
করেনি। 

হে বনী-ইসরাঈল১৯, আমরা তোমাদেরকে তোমাদের শত্রু বাহিনীর (অধীনতা ও চক্রান্ত) হতে মুক্তি 
দিয়েছি। আর 'ত্র' পাহাড়ের ডান পাশে তোমাদের উপস্থিত হবার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছি। 


মিশরে দীর্ঘ অবস্থানকালে যে সব অবস্থা ঘটেছিল তার বিবরণ মাঝখানে ত্যাগ করে এখন সেই সময়ের 
ঘটনার বর্ণনা শুরু করা হয়েছে যখন হযরত মূসা (আঃ)-কে আদেশ দেয়া হয়েছিল যে, বনী ইসরাঈলকে 
সঙ্গে নিয়ে মিশর ত্যাগ করে চলে যাও। 

সমুদ্র পার হওয়া থেকে সিনাই পর্বতের পার্স্বদেশে 255 
EE elie 3৬08 


nnd, edn. ange, হা জজ পা) জি) এ) 


এ 
-জা 
চি 
a 
এ, 
৪. 
প্র 
এ 
রর 
শা 
Bd 
শক 
০) 
০. 
তর 
চি 
এর 
১, 
১ 
al 
ছি 
ml 
. 
এ 
-্ 
1 
জজ. 


+ প্র প্রত হা, রর জা 


রি 


চলিত জজ জাজ জা ভা জজ. জজ জা জা শর্ত জজ ns আআ জজ = anne nn sn n.n nnn কিনি 
x { 
রি 


Er) 
৬2 
৬ 


তোমাদের উপর আমরাঅবতীর্ণ এবং 


OG RGR tt RCAC PG PS RHC) 


পা 


এবং ঈশান আনল তওবা করল (তার)জানো অবশ্যই ক্ষমাশীল ২ সেখংস হয়ে 
যে "যাবে 


2 96৬৫) রে ১০০০ 


ং সৎপথে থাকল এরপর নেকীর 


© 


মূসা হে 


Sanaa nna. elo. nn.a n,n anne, nn nn Mao nnn en nn, aon ana 


এবং তোমাদের প্রতি 'মান্না' ও 'সালওয়া' নাযিল করেছি। 

৮১. খাও আমাদের দেয়া পাক রেযক এবং তা খেয়ে আল্লাহদ্রোহিতা করো না। নতুবা তোমাদের উপর আমার 
গযব ভেঙে পড়বে, আর যার উপর আমার গযব পড়বে, তা পড়েই থাকবে। 

৮২. অবশ্য যে তওবা করবে ও ঈমান আনবে, নেক্‌ আমল করবে এবং পরে সঠিক-সোজা পথে চলতে থাকবে, 
তার জন্য আমি অনেক কিছুই ক্ষমা করে দিব। 

৮৩, আর কোন্‌ জিনিস তোমাকে নিজের জনগনের পূর্বেই নিয়ে আসল, হে মৃসা?২০ 


Bo na alm ma alse HO a SHC i PP Sn oC nas do SSCS 


এজ) ভা জ। জপ জ 


(১ 


2৯৯০৯১! 


এখন সেই সময়কার বর্ণনা শুরু হচ্ছে যখন হযরত মূসা (আঃ) তুর পর্বতের পার্শবদেশে বনী ইসরাঈলকে 
ত্যাগ করে শরীয়তের নির্দেশাবলী গ্রহণের জন্যে তুর পর্বতের উপর চলে গিয়েছিলেন। আল্লাহতা'আলার 
এই নির্দেশ হতে জানা যাচ্ছে যে হযরত মূসা (আঃ) নিজ কওমকে পথে রেখে আপন প্রভুর সাক্ষাতের 
উৎসাহ ও প্রেরণায় অগ্রে চলে গিয়েছিলেন। 


কে 
ba Pa Da Pa Dae 


SE 


DAD 
Va Da Dal 


তু 


5 


রঃ পি 
আমি তাড়াহুড়া 
করেছি 


2128 


তোমার জাতিকে আনার! পরীক্ষায় নিশ্চয়ই অতঃপর (আল্লাহ) 
ফেলেছি নিশ্চয়আমরা বললেন 


(9০22 RESO (১০০1 re 
মূসা অতঃপর 


লন, এ. 
রি ? জা জা? হা ভা জা জা Li 


2:5:2%52:255555752- 


হা, 
ba DDS 


EE SS 9 ৪৫৬ ৫ 


তোমাদের ওয়াদাদেননাই কি রে মান জাতি! কে অনুতপ্ত অবস্থায় 


A PDA E হের 0 22 রী £৮ ৩ ££ 3» 
j 2 
Al Ua! LE ১2১ > 1৬৮6 
অথবা নির্দারিভ সময় তভামাদের সুদীর্ঘ হয়েছে ভনে উত্তম 

উপর কি 


সে বললঃ “তারা তো আমার পিছনে পিছনেই আসছে । আমি খুব তাড়াহুড়া করে তোমার দরবারে এসে 
গিয়েছি। হে আমার রব! যেন তুমি আমার প্রতি খুশী হও ।” 

বললেনঃ “আচ্ছা, তাহলে শোন! আমরা তোমার পিছনে তোমার জাতিকে পরীক্ষার সম্মুখীন করে দিয়েছি” 
এবং সামেরী তাদেরকে গুমরাহ করেছে২১"। | 

মূসা বড় ক্রুদ্ধ ও মর্মাহত অবস্থায় নিজের লোকজনের নিকট ফিরে আসল । এসে সে বললঃ “হে আমার 
জাতির লোকজন! তোমাদের রব কি তোমাদের সাথে ড়ালো ভালো ওয়াদা করেছিলেন না?২২ তোমাদের 
কি সেই দিনগুলি দীর্ঘতর মনে হল, কিংবা 


ু 
টু 


te! 


ne 


AD 
৫ 


গস 


অর্থাৎ সোনার গো-বৎস নিমার্ণ করে তাদেরকে তার পৃজা-উপাসনায় রত করলা । 


অর্থাৎ আজ পর্যন্ত তোমাদের রব তোমাদের সঙ্গে কব্যাণের যত কিছু প্রতিশ্রুতি দান করেছেন সে সব 
কিছুই.তোমরা লাভ করে আসছো । তোমাদেরকে মিশর হতে কল্যাণের সঙ্গেই তিনি বহির্গত করেছেন, 
তোমাদেরকে দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন, তোমাদের শত্রুদের ধ্বংস করে দিয়েছেন। তোমাদের জন্যে 
এই প্রান্তর ও পার্বত্য এলাকায় ছায়া ও জীবিকার বন্দোবস্ত করেছেন। এই সমস্ত উত্তম প্রতিশ্রুতি কি পূর্ণ 
হয়নি? তোমাদের জন্যে শরীয়ত ও হেদায়াতনামা দানের যে ওয়াদা তিনি করেছিলেন তা কি কল্যাণ ও 
মঙ্গলের প্রতিশ্রুতি ছিল না? 


গস 


(৮০8১ 


সব 


lo) 
2৫ 


৮ 


৩১০১ ইতি 


ই রি রে 8 ৪ রে ভিডি ও LZ I ১৩ ৮৮ 
2 ০) (৩৪ ৬০৮ রি ৮১৯৪৬ ০) ৯১৮ 
Rl তোমাদের রবের পক্ষহাতে গযব তোমাদের উপর পড়বে যে ভোমরা চেয়েছ 
ta 
রে AEA os 
রা রর 52 2A 
টে তোমার সাথে ওয়াদা আমরা ভংগকরেছি না তারানলল আমার সাথে ওয়াদা তোমরা অতঃপর 
2 . ভংগ করেছ 
227, 2, > w 2427 (রশ ৩ ৫৮৬4 ৫. / 
8 2 2০৪ 16521 ৮ ৬৪৮৩ ৬৮০৪ 
লোকদের  অলংকারের বোঝা সমূহ আমাদের উপর কিন্তু ' আমাদের ইচ্ছে 
tar চাপান হয়েছিল | মত 
234 পরার Y 2 রে 47 5052 A124 4 
lk: ৪ 2১৮৩০৮৮০৬৬০ ১৩৪ 
হণ তাদের বেরকরলঅতঃপর সামেরীও নিক্ষেপ করল এন্রপে পরে তা আমরা ফলে 
act নিক্ষেপ করি 
টু 
ঘা 


2১ 2 es HE IE ৩16৫ Sas 


নু ইলাহ তোমাদের ইলাহ এটা তারা তখন হাম্বা রব তারছিল অবয়ব ' একটি 
বলল বাছুরের | 
0 রর চারা SY 
> B ৯১৫ ৫৫ পাঠ প্র পে 2 ৫ 
$ হিরা রর ্ 
gx) 72 D1 ০৪০৪ ১১1 ৫০১৬-5৮-১০ (৪৯৭ 
'ভাদেরদিকে ফিরে আসে রি তারা (ভেবে)দেখে  নাইকি | বিনে মুসার 


(জর্থাৎ উত্তর দেয়) 


তোমরা নিজেদের রবের গযব-ই নিজেদের উপর চাপিয়ে নিতে 

চাইতেছিলে যে, তোমরা আমার সাথে ওয়াদা খেলাফী করলে?” ্‌ 

তারা জওয়াব দিলঃ আমরা আপনার সাথে ওয়াদাখেলাফী নিজেদের ইচ্ছা ও ইখতিয়ারে করিনি। ব্যাপার 
এই হয়েছিল যে, আমরা লোকদের অলংকারের বোঝায় ভারাক্রান্ত হয়ে পড়েছিলাম । তাই আমরা তা শুধু 
ছুঁড়ি দিয়েছিলাম,২৩ -পরে২৪ এমনি ভাবে সামেরীও কিছু ছুঁড়ে দিল। ্‌ ্‌ 

এবং তাদের জন্য একটি গো-বৎসের মুর্তি বানিয়ে বের করে আনল । তা হতে গরুর আওয়াজের যার 
হত। লোকরা চীৎকার করে উঠলঃ “এই তোমাদের ইলাহও মূসার ইলাহ! মুসা একে ভুলে গেছে। 

৮৯. তারা কি দেখতে পাচ্ছিল না যে, তা না তাদের কথার জওয়াব দেয়, 


্ 


যারা সামেরীর ফেতনাতে পড়েছিল এ ছিল তাদের. ওযর। তারা বলতে চেয়েছিলঃ আমরা’ মাত্র 
অলংকারগুলি নিক্ষেপ করেছিলাম; আমাদের মনে গো-বতস বানানোর কোন সংকল্পই ছিল না এবং আমরা 


গু 
6 


বে-এখতিয়ার শেরকে রত হয়ে গেলাম । 
এখান থেকে ৯১ নং আয়াতের শেষ পর্যন্ত কালামের উপর চিন্তা করলে পরিষ্কাররূপে বোঝা যায় যে- 
কওমের উত্তর"ছুড়িয়া দিয়াছিলাম” পর্যন্ত শেষ হয়ে গিয়েছে। তার পরের বিবরণ আল্পাহতা 'আলার নিজের 


বক্তব্য তস্ত---৮--৮-77-2-2-শ্ত- আছ না সহজ আজ জজ ত্র ছু জরি আআ 
[| ৪৮৮৮-৩8-2৮ Ea নুন 9270-852525828১ চ৮-৮-85-5 


[০০০২০০০০০৩৫ 


জানতামও না যে কি জিনিস নির্মিত হতে চলছে । তারপর যা ঘটলো তা এমনই ছিল যে তা দেখে আমরা . 


রি ৫ 
3৯6 ont 


পে) হজ এ জা তত আর ও আআ ভা ত) জপ) পর জা 


৫১6 সর্প 
ds ৮9৩ ৩ 


লেগে থাকা (বা তার কাছে বি কক্ষণ না 
(পূজা কর! হতে) 


3 bl রাত 23211 UE 


নী কিসে হে (মুসা) 
বলল 


হত. nm: a. জে) প্র এ আভা জজ sn, nm. mu. হা, রা? 


ডিও 
রী 
I 


| ভা ভা, পর পর 


আর না তাদের লাভ-ক্ষতি বিধানের -কোন ক্ষমতা রাখে? 
কুকুঃ ৫ 
৯০. হারুন (মূসার আসার) পূর্বেই তাদেরকে বলেছিল যে, “হে লোকেরা, তোমরা এর কারণে ফেৎনায় 
_পড়েছ। তোমাদের রব তো দয়াবান। অতএব তোমরা আমার অনুসরণ কর, আর আমার কথা শোন।” 
৯১, কিন্তু তারা তাকে বলে দিলঃ আমরা তো এরই পুজা করতে থাকব, যতক্ষণ পর্যন্ত মূসা ফিরে না আসে । 
৯২. মূসা (জনগণকে শাসন করার পর হারুনের প্রতি ফিরে) বললঃ “হারুন! তুমি যখন দেখতে পেলে যে, 
| এরা গুমরাহ হয়ে যাচ্ছে তখন কোন্‌ জিনিস তোমার হাত ধরে বসেছিলে যে, 3 
৯৩. আমার নীতি অনুযায়ী কাজ করলে না? তুমি কি আমার হুকুমের বিরুদ্ধতা করলে”? 


G my 00) জা) জা) ক জজ) আত, n,n, se, n,n, n,n. আজ) 


আদেশের অর্থ- সেই আদেশ যা হযরত মূসা (আঃ) নিজে পর্বতের উপর যাওয়ার সময় ও নিজস্থলে হযরত 
হারুন (আঃ)-কে বনী ইসরাঈলদের.নেতৃত্তে অধিষ্ঠিত করার সময় দিয়েছিলেন। সূরা আরাফের ১৪২ নং 
আয়াতের এ কথা উল্লেখিত হয়েছে যে- হযরত মূসা (আঃ) যাওয়ার সময় নিজ ভাই হারুন (আঃ) কে 
নির্দেশ দিয়েছিলেন যে- তুমি আমার কওমের মধ্যে আমার স্থলাভিষিক্ত হয়ে কাজ কর এবং সতর্ক 
থেকোঃ সংক্কার-সংশোধনের কাজ করবে, যেন বিপর্যয় সৃষ্টিকারীদের পদ্থা অনুসরণ করো না। 


2 
এ আজ আজ আছ. জি ভাজতে জি জি -জ ডিজা জ-জ ভাজি. আজ জজ জজ জজ... পি জা কাশ্রশাশ sn. n.l 
[তি টনি ইইউ sess aunts alse ene ene ne eas Eee 2৮ উন 3 


fs ভা) প্র, ভা) পর, BS, হজ, ভা 


By N,N nn সা 


জারা, 


হারুন জওয়াব দিলঃ “হে আমার মা'র পুত্র, আমার দাড়ি ধরো না, আমার মাথার চূলও টেনো না। 
আমার ভয় ছিল যে, তুমি এসে বলবেঃ তুমি বনী-ইসরাঈলদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ। আর আমার 
কথার কোন মূল্য দিলে না”।২৬ | 


মুসা বললঃ “আর হে সামেরী, তোমার কি ব্যাপার”? 


২৬। হযরত হারুনের এ জবাবের মর্ম কখনও এ নয় যে- জাতির একতাবদ্ধ থাকা তার সঠিক পথ অনুসরণ 
করা থেকে অধিকতর গুরুত্ৃপূর্ণ; এবং একতা যদিও তা শের্কের পথেও হয় তবুও বিচ্ছিন্নতা অপেক্ষ 
উত্তম। কেউ যদি এ আয়াতের এরূপ অর্থ গ্রহণ করে তবে কুরআন মজীদ থেকে হেদায়াতের পরিবর্তে সে 
গোমরাহই অর্জন করবে। হযরত হারুনের (আঃ) পূর্ণ কথা বুঝার জন্যে এই আয়াতকে সূরা আ'রাফের 
১৫০ নং আয়াতের সঙ্গে মিলিয়ে পাঠ করতে হবে। সেখানে হযরত হারুন (আঃ) বলছেন -“আমার 
মায়ের পুত্র! এই লোকেরা আমাকে দাবিয়ে দিয়েছিল এবং তারা আমাকে মেরে ফেলার উপক্রম করলো। 
তাই বলি, তুমি আমার উপর লোকদের হাসার সুযোগ দিওনা ও আমাকে এই যালেমদের দলভুক্ত গণ্য 
করো না। এর দ্বারা প্রকৃত ঘটনার এই চিত্র আমরা দেখতে পাই যে হযরত হারুন (আঃ) লোকদের এই 
্রষ্ঠতা থেকে বিরত রাখার পূর্ণ চেষ্টা করেন। কিন্তু তারা তার বিরুদ্ধে এক ফাসাদ খাড়া করে দিল এবং 
তাকে হত্যা করে ফেলতে উদ্যত হলো। অগত্যা তিনি এই আশঙ্কায় চুপ হয়ে গেলেন যে পিছে হযরত 
মূসার (আঃ) আসার পূর্বেই এখানে গৃহযুদ্ধ না শুরু হয়ে যায়। এবং তিনি পরে এসে এই অভিযোগ না 
করেন যে- তুমি যদি অবস্থা আয়ত্ব না আনতে পেরেছিলে তবে তুমি অবস্থাকে এতদূর পর্যন্ত গড়াতে 
দিয়েছিলে কেন, আমার আসার জন্যে অপেক্ষা করনি কেন? 


J th 


গস 


8, m,n, e nD, n,n, an, oy n,n. n, em ae anaes 


ঠা ॥ 


গস সস 


(৬) 
EEG রত; জা প্র, হা রা হা ও 


ইসস 


আর ® LENO ক জা জি ই ০ নি B- শন. 
En 172920255-552535855555495295 ৯১০০ দত ee 


IX 
রা, 


প্রঃ জা, রাত ভাজ আরা জারা 


সস 


$ 


4১০০৩ 5 


2 


তি তার! দেখে নাই 
মুষ্টিতে নিয়েছি 


পপ 5০0১ £ ৩৩ 2 পর্ণ J 25) 8 


A CE এবং তা আনি অতঃপর না পর্দচিহ হতে 
নিক্ষেপ করেছি ১ মূসা আঃ) 


31 ১৯১০০] & ও ৬৫ ৪৬ ০৪9৬ ০ 


(এই নিট পারা) জীবনে 


ডে 
‘an: 


Cont HPS GAS 


০ 


Le) 
সস 
/ হা, জপ 


280৫ 


গা 


(১১৯১ 


মাযেছস্জিন্নিশিসিরিশিাসিলিন 


ইহা 


রা 


সে জওয়াব দিলঃ “ আমি সে জিনিস, দেখেছি, যা এই লোকেরা দেখতে পায়নি। অতএব আমি রসূলের 
পায়ের চিহ্ন হতে এক মুষ্টি উঠিয়ে নিলাম এবং তা ফেলে দিলাম । আমার নফস্‌ আমাকে এই রকমেরই 
কিছু করতে উদ্বুদ্ধ করেছে।”২৭ 

মূসা বললঃ “আচ্ছা তুমি যাও। এখন সারা জীবন এ বলেই চীৎকার করতে থাকবেঃ আমাকে স্পর্শ করো 
না'২৮” । আর তোমার জন্য জিজ্ঞাসাবাদের একটি সময় নির্দিষ্ট রয়েছে যা কখনও তোমার উপর হতে চলে 
যাবে না। আর দেখ তোমার এই ইলাহকে যার জন্য তুমি ভক্ত হয়ে লেগে থাকতে বসে ছিলে; 


চি টে, 


পচা তা আহা জারা জা । 


Sahn HC Raa PC BL fl 


‘২৭ । এখানে ‘রসূল’ অর্থ সম্ভবতঃ খোদ হযরত মূসা (আঃ) -“সামেরী' এক প্রতারক ধূর্ত ব্যক্তি ছিল। সে হযরত 
মূসাকে (আঃ) নিজের প্রতারণার জালে ফাঁসাতে চেয়েছিল এবং তাঁকে বলেছিল যে- হযরত, এ আপনারই 
পদধূলির বরকত! আমি যখন আপনার পদধূলি গলিত সোনার মধ্যে নিক্ষেপ করলাম তখন তা থেকে এই 
শানওয়ালা মহিমাযুক্ত বৎস বহির্গত হয়ে পড়লো! 

.অর্থাৎ মাত্র এইটুকু নয় যে জীবনভর সমাজের সংগে তার সংযোগ-সম্বন্ধ ছিন্ন করে দেওয়া হলো ও তাকে 
অল্পৃশ্য বানিয়ে ছাড়া হলো । বরং এ দায়িত্বও তার নিজেরই উপর চাপানো হলো যে, প্রত্যেক ব্যক্তিকে 
সে আপন অশ্পৃশযতা সম্পর্কে অবগত করাবে ও দূর থেকেই লোকদেরকে সতর্ক করে দেবে যেঃ আমি 
অস্পৃশ্য, আমাকে স্পর্শ করোনা 


১৯৯ 


0 OR) 


চে 
GH, 0s Es, 0. Nf. pe সি 


গা 


ভি 
= ভূ BRANES un বিল তল তি হট চন 


পারা- ১৬ 


৫৯ 


সূরা ত্বাহা - ২০ 


i টিটো কে টু নর 
; ্ টু ৪৬, ১৯ : 
র্‌ bY টু শু 7 0 8: | ৮১২ নি & : 
প্র উঠত SY ও ক টি : 


এপ 
EA 
দিনে বহণ করবে 


51511 পনি 
PANE পাট 
কিয়ামতের 


| 5 


ছ- জজ জি জ জাজ. 
টি ০8৮--788-85.-2০-5 


২ FE Ne A ০ 8 

উঃ উ শট অত 

ঢ ২ uA ২৫৯ চা GS) 
পি ই ৭৪ He এ NEE 


H ৬ পাঠ 
lols 4 
বিক্ষিপ্ত করে নদীর 
পক্ষে 
2 বড 2 
৪ ০৪ 255 
ক্ছি সব পরিবেষ্টিত 
রত ১ ৫ / 2 
৬৬ ০ ৮৩ 
অতীত হয়েছে. যা খবরাদি 
হর পর্ব পতি তা 
তাথেকে বিমুখ হবে যে 
রর 25 > ৫ 
3 ৮৪১ ৬৬৯০ 
এবং তারমধ্যে চিরস্থায়ীহবে 


এখন আমরা তা জ্বালিয়ে ভম্থ করে ফেলব এবং বিক্ষিপ্তভাবে নদীতে ভাসিয়ে দিব। 


হে লোকেরা! তোমাদের ইলাহ তো মাত্র একই আল্লাহ তিনি ছাড়া আর কেউ ইলাহ নয়। সমস্ত জিনিস | 


তার জ্ঞান- পরিবেষ্টিত। 


B 


“হে নবী! এই ভাবে আমরা অতীতে চলে যাওয়া অবস্থার খবর তোমাকে জানাচ্ছি। আর আমরা 

একান্তভাবে আমাদের নিকট হতে তোমাকে এক ‘যিক্র' (নসীহত-উপদেশ) দান করেছি। 

যে কেউ এ হতে মুখ ফিরাবে সে কেয়ামতের দিন গুনাহের কঠিন দুর্বহ বোঝা বহন করবে। ই 
. আর এই ধরনের সব লোকই চিরদিন তাঁর অসস্তোষে নিমজ্জিত থাকবে। আর কেয়ামতের দিন তাদের | 


জন্য (এই অপরাধের দায়িত্বের বোঝা) বড়ই দুর্বহ ও কষ্টদায়ক বোঝা হবে। 


Na) 4 


চুল FRR এতই Se en a eee eee 


-৪ 

চি 
একমাত্র) ভোমাদের ইলাহ প্রকৃত 

5 5৫৫ 
b পা Dl 
(তার! 
জ্ঞানে 

[< 
NC 
ix 
কতমন্দ 


শা bd চল 5) 
3 = 6 $ ৩ 5 EE 
‘এও উচ SE EEE ই £4 8&8 a 
(তু NOLL LLLP LLL LLL LR LR EERIE ERI LLL CLLR ELE sD Po TE 


ET 


05 ৬ 


তারাপরম্পরে ছি 
চুপে বলবে 


9 ১ 


রত 
যখন 


তি 

টিক Se 
করে 
০৯ পতি পাপ 


সে CAG Hs ns SE 


2529, 


সেদিন যখন শিংগায় ফুঁক দেয়া হবে আর আমরা অপরাধী লোকদেরকে এমন অবস্থায় ঘিরে আনব যে, 
তাদের চোখ (আতংকের কারণে) প্রস্তরময় হয়ে যাবে। 

. তারা পরষ্পরে চুপে চুপে বলবে যে, দুনিয়ায় বড়জোর মোটে দশটি দিন-ই হয়ত কাটিয়ে দিয়েছ। 
- আমরা ভালো করেই জানি তারা. কি কথা বলবে । (আমরা এও জানি যে,) তখন তাদের মধ্যে যে 
লোক সর্বাধিক সতর্ক অনুমান করতে পারবে সে বলবে যে, না, তোমাদের দুনিয়ার জীবন শুধুমাত্র 
একদিনের জীবন ছিল। 


F 
|: 


চন, 
তি 


১০৫. এই লোকেরা তোমার নিকট জিজ্ঞাসা করে যে, সে দিন এই পাহাড় কারে 
আমার রব এই গুলিকে ধুলিকণায় পরিণত করে উড়িয়ে দিবেন, 

১০৬. আর যমীনকে এমন সমতল রক্ষ-ধুসর ময়দানে পরিণত করবেন যে, 

১০৭. তুমি তাতে কোন উচ্চ-নীচ এবং সংকোচন দেখতে পাবে না। 


Le A. Ho 1 
Ce) 


a 


a 


(৯০০৯৭ 


নি 
5 


১০৫৫ 


চিক 


(৮৩8885৮৩281 


৯১১৪ 


০০০0, চে, 
Cac DC, SG সস্তা 


2 


al 


যাকিছু এবং তাদের 


০9৩৮৪ 9 | ১৫৫৫ Ed র্‌ 
5% ৬৯৮ ১০ ৩ 
মুখমন্ডল অবনমিত এবং জ্ঞানে 

সমূহ 


ই 
তে ততোটা 


IBID 
৩) 


32929292925, 
লচ 


5 


টি, 


জে 

La Ba BaD 
ক, 

he শি 


DB, 
DB, 
ন 


১ 
(০০০৮৫ 


টস 
টি 


৮০০৮০০২০৫৮৮ 
টপ, 


. ' সে দিন সব লোক ঘোষণাকারীর ডাকে সোজা চলে আসবে, কেউ কোন দন্ত দেখাতে পারবে না। আর 
সমস্ত আওয়ায আল্লাহ রহমানের সামনে ক্ষীণ হয়ে যাবে। একটা ক্ষীণ অস্পষ্ট ধ্বনি ছাড়া তোমরা আর 
কিছুই শুনতে পাবে না। 
সেদিন শাফাআত কার্যকর হবে না, অবশ্য স্বয়ং রহমান কাউকেও তার অনুমতি দিলে এবং তার কথা 
শুনতে পছন্দ করলে অন্য কথা। 
তিনি সকলের সামনের পিছনের সব অবস্থাই জানেন। অন্যদের এর পূর্ণ জ্ঞান নেই। 

- লোকদের মাথা সেই চিরস্ত্ীব-চিরস্থায়ী আল্লার সামনে অবনমিত হবে । সেই সময় যে লোক কোন 
যুলুমের গুনাহের বোঝা বহন করবে সে ব্যর্থকাম হবে। 


(GS Sn Sn SC ls SC SC 


(Sa Suc Sule OC, oS 


ই টু 
হর 


এ এ) 


ক 


রি 


Ce eC SG SG SG Sn a ml OG 


ই 


AMAA 2 2 Ale, প্র 2 ৮ ১ পা 
EI 16 IH DWN 5৬৬৯ 
ঠি ৃ ৮ ক 
টিটি 2 (নৰ) জা 
র্প পা এ ১১৫৮৫ ৩ রত 4 Et ৪22 ৫ 
1 2 ৮ esr 52 $3 ৬০ ১ 
সতর্কবাণী 


অপ্রনা তাকওয়া অবলম্বন তারা যাতে তারমধ্যে আমরা বিশদভাবে এবং 


৮০৫০০০০০০০৫ 


(৮০৫ 


৫০৯৫৯ 


Ke le So 


Al) 


৮৫ 


বর্ণনা করেছি 


করে 
পক B23, FN 1৫ যং 224 রে ১৪ 
VY 25৫০০] ৩ 201 GODS me SI 
গম এবং  সত্যানার বাদশাহ আল্লাহ মহান সুতরাং উপদেশ তাদের সৃষ্টি করবে 
(ছুশজ্ঞান) জন্যে 


> নর 0১2১২. ১৮ ০৫ 
৩ ০০25 ডা ০৫০ 
থে 


এর পূর্বে কুরআন (পাঠে) ভাড়াহড়া করে৷ 


এড । 
La Ba Pa Ba, 


OC Wl Sal 


CH ee 


৫০৯০৫ 
[সস 


lo BS 


a, nS 


সস 
Gn tel tn i) 


(৩ 


an’ 


BABB, 
3) 


* আর কোন যুলুম বা হক্‌ নষ্ট করার ঝুকি হবে না সেই ব্যক্তির উপর যে নেক আমল করবে, আর সেই 
সঙ্গে সে মু'মিনও হবে। 

* আর হে নবী! এমনিভাবে আমরা একে আরবী ভাষার কুরআন বানিয়ে নাযিল করেছি ২৯ এবং এতে নানা 
রকমের সতর্কবানী উচ্চারণ করেছি; সম্ভবতঃ এই লোকেরা বাকা পথে চলা হতে বিরত থাকবে কিংবা এর 
দরুন তাদের মধ্যে কিছুটা হুশ-জ্ঞানের লক্ষণ জাগবে । | 

* অতএব উচ্চ ও মহান সেই আল্লাহ, যিনি প্রকৃত বাদশাহ৩০। আর লক্ষ্য কর, কুরআন পাঠে তাড়াহুড়া 
করে না, যতক্ষণ না তোমার প্রতি উহার অহী পূর্ণতায় পৌছে যায়। 


টিটি 
জে ডে, 


(৮০/০০/০৮৫৪ 


SoG SC 


০০৫০০০০০০৫৮ 


সর 


টে 


টে, 
3) 


SO, Ss) 


SCG 


২৯। অর্থাৎ এরূপ বিষয়-বস্তু শিক্ষা ও উপদেশাবলীতে পূর্ণ । এর ইংগিত সেই সকল বিষয়-বন্তুরই প্রতি যা 
পবিত্র কুরআন করীমে বর্ণনা করা হয়েছে। ৃ 

৩০। এই প্রকারের বাক্যাংশ কুরআনের একটি ভাষণের সমান্তিতে সাধারণতঃ এরশাদ করা হয়ে থাকে। 
উদ্দেশ্য, আল্লাহতা 'আলার প্রশংসা ও সুতি দ্বারা ভাষণের সমাপ্তি ঘটানো । বর্ণনার ধরণ ও পূর্বাপর প্রসংগ 
সম্পর্কে চিন্তা করলে পরিষ্কার রূপে বোঝা যায় যে এখানে একটি ভাষণ সমাপ্ত হয়েছে এবং ‘ওয়া লাকাদ 
“আহেদনা' ইলা আদামা' থেকে দ্বিতীয় ভাষণ শুরু হয়েছে। 


E25 


(৪৫ 
I, 
uy ) 


SER 


Cn) 


bal 


গে 


পেস নও 


OC hn Sl SP 


tC 
শু 
৮ পোলা টু 
স্‌ 
৩5 রি পু IS ; 
হর আদমের . প্রতি আনরা “নির্দেশ দিয়েছিলান ডি 
ti i 
তি 3 
রে ৃ 
র ্ 
en পণ |e UE পেত tat 
££ Ab) ৬ চি 2১৯) 15 Ul 2০) রর 
নু ১, আদমকে তোমরা বিটি ফিরেশতাদেরকে tet ; 
RR সে অমান্য ইবলীস কিন্তু ভারাসিজদা করল তখন : 
£ Plier PATE ৰ 
: ৩১ 6) 2০১ CE টু 
: এট! নিশ্চ॥ হে আদম আমর] তখন | 
রম | Bt 
ter 
Bat 
te 3 
al : 
8) রর 
রে রর 
ntl 
৫ । 
গেল। আর আমরা তার মধ্যে 
ও ১১৫. আমরা ইতিপূর্বে আদমকে একটি হুকুম দিয়েছিলাম । কিন্তু সে তা ভুলে 
র্‌ | কোন দৃঢ় সংকল্প পাইনি৩২। 
Bat « 
নু নং চর কথা, যখন আমরা ফেরেশতাদের ট১১৮/১//৮//০১১০ 
হে সকলে তো সিজদা করল, কিন্তু শুধু ইবলীস অমান্য করে বসল। রি তারার. 
ta তখন আমরা আদমকে বললামঃ “দেখ, এ কিন্তু তোমার ও তোমার তীর দুশমন। « 
টু ? টস ৭2 
: ন তো - না ংগ থাকছ, 
র রে রে বাণী লাভ করার সময় সেগুলি রর 
রর সুষ্পষ্টরূ করীম (সঃ)- প্রত্যাদেশ রি 
ন্‌ 4৮১7৮ ৯৯১৯৮78১7৯৫ বাণী রর 
নর স্মরণ করে লওয়ার জন্যে ও মুখে উচ্চার ED 
tn শ্রবণের দিকে মনোযোগ পূর্ণরূপে আকৃষ্ট হচ্ছিল না। এই অবস্থা দৃষ্টে : 
রর যেন অহী নাধিল হওয়ার সময় তা স্মরণ করার চেষ্টা না করেন। টিনার: 
৩২। মনে হয় পরে আদম (আঃ) দ্বারা এই আদেশ ভংগের যে ঘটনা ঘটেছিল, 5 রঃ 
রর কারণে ঘটেনি, ০০০০455% 
রা ৪5৮৪ 


‘TB, 
CG 
3 
0) 

C) 


7 
bh) 


সয় হয় (যা) 


1৬ ০৮5৫ 9৫৫ C2 রর ৮০৫ ৩১৩৩ 
রে কে এবং পু ভাদের উভয়ের তখন 
করল হর কাছে প্রকাশ পেল 
পপ ৫৫৫ P/V ২ 2414 2 
(0৮ 24৫ 231 ৪ £ ; 2a! ৩৮১ ৬ 
সে অতঃপর তার আদম অমান্য করল এবং পাতা থেকে 
বিভ্রান্ত হল. রবকে 


* না পিপাসা ও রৌদ্রতাপ তোমাদেরকে কষ্ট দেয়।” . | 
* কিন্তু শয়তান তাকে প্রলোভিত করল । বলতে লাগলঃ “হে আদম, তোমাকে সেই গাছটি দেখাব কি, যার | 
দ্বারা চিরস্তন জীবন ও অক্ষয় রাজত্ব লাভ করা যায়?” 
শেষ পর্যন্ত উভয়েই (স্বামী-স্ত্রী) সেই গাছের ফল খেল। পরিণাম এই হল যে, সহসাই তাদের লজ্জাস্থান 
পরস্পরের সামনে উলংগ হয়ে পড়ল। আর দু'জনই নিজে নিজেকে জান্নাতের পাতা দ্বারা ঢাকতে 
লাগল৩৩ ৷ আদম তার রবের না-ফরমানী করল এবং সত্য-সঠিক পথ হতে বিভ্রান্ত হয়ে গেল। 


৩৩। অন্য কথায় নাফরমানী ঘটতেই সেই সমস্ত সুখ-শাস্তির উপকরণ তার কাছ থেকে ছিনিয়ে নেয়া হলো- 
যেগুলি সরকারী ব্যবস্থাপনায় তাকে দান করা হতো। এবং সরকারী পোষাক ছিনিয়ে নেয়ার মধ্যে দিয়ে 


এর প্রথম প্রকাশ ঘটে । খাদ্য, পানীয় ও বাসস্থান থেকে বঞ্চিত হওয়ার ব্যাপার তো পরবর্তী পর্যায়ে ঘটার 
ছিল। 


হত এছ এন তত "জত 


এ এ এজ শি জহি নত TR ME TET He SM A ত তি জজ SOT TR ETE TET ME TM DE TE OE ০ আদ্র হত এ এ. এ সম আয পি জজ আজ আও 


রি 


৫2 ৫ Efe দু je রা: 
ৃ 5 85৫2 4৫ ০৬ ৪ রোযার ্ 
ডী টা eh , পথ দেখালেন ও তাকে অতঃপর 3 তাকে বাছাই করে এরপরে টী 
রি ক্ষমাকণলেন (সম্মানিত তি টা 
Fe ETE { টু - UE AM রে 4 Es সিরা: 
৪ অতঃপর অপ রি তোময্না একে গ্রক উল 5 
: যখন হেৰ হু 
রঃ টি পভ 4৫ EAA ৮5255 
536 J ?5% I GE + A % ৩৩0 1 
রি ক্টপাবে ন আর বিভ্রান্ত হনে ফলে আমারহেদায়/তের ও তখন হেদায়াত: আমর 
নর ফলে গে পক্ষ হাতে 


5» রণ aw রা 


EL 48292 তা তে হ 


সংকুচিত 2 সপন ভার হবে নিশ্চয় তখন - আমার উপদেশ হতে বিখুখ হনে, যে আর 


হজ জা 
aans এ এ আহ ০ লে এ এ এ আর এ 


খাটি সারা যারা যা ত সা 
a anata, 


1s gd. anand, an = a: ৰ dd. a a. 


১২২, “পরে তার রব তাকে বাছাই করে সন্মানিত করলেন এবং তার তওবা কবুল করলেন এবং তাকে হেদায়াত 
দান করলেন৩৪। Er 

১২৩, বললেনঃ তোমরা দুই (পক্ষ-মানুষ ও শয়তান) এখান হতে নেমে যাও। তোমরা পরস্পরের দুশমন হয়ে 
থাকবে। এখন আমার নিকট হতে তোমাদের নিকট যদি কোন হেদায়াত পৌছায়, তবে যে ব্যক্তি আমার 
সেই হেদায়াত অনুসরণ করে চলবে সে বিভ্রান্ত হবে না, দুর্তাগ্যেও নিমজ্জিত হবে না। 

১২৪. আর যে ব্যক্তি আমার 'যিক্র' 52৯৮ তার জন্য দুনিয়ায় হবে সংকীর্ণ 
. জীবন ৩৫ 


uaa জা জা 
এত শত 


শে. এ ও 
৮ ০৮ ৩ এ ০৮৯৮ 


৩৪। অর্থাৎ শয়তানের মত দরবার থেকে লাঞ্চিতভাবে বিতাড়িত করেননি বরং যখন তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে 
তওবা করেছিলেন তখন আল্লাহতা'আলা তার সংগে করুণা ও অনুগ্হমূলক ব্যবহার করেন। 


mL 


টু ৩৫। পৃথিবীতে জীবন সংকীর্ণ হওয়ার অর্থ এই নয় যে তার আর্থিক অসচ্ছলতা ঘটবে, বরং এর অর্থ হচ্ছে | 
ত এখানে তার শান্তি ও স্বস্তি মিলবে না । সে কোটিপতি হলেও অস্বস্তি ও অশান্তিতে 'ভার জীবন কাটবে! | 
সপ্তরাজ্যের বাদশাহ হলেও অশান্তি ও অস্বস্তি থেকে তার মুক্তি সম্ভব হবে না। তার দুনিয়ার সাফল্য যা | 
ন ঘটবে তা হাজার রকমের অবৈধ্য চেষ্টা তদবিরের ফলে ঘটবে। সে-কারণে তার বিবেক থেকে শুরু করে | 
‘| তার চারিদিকের সমগ্র পরিবেশের প্রতিটি জিনিসের সাথে তার এক অবিচ্ছিন্ন দ্বন্দ-সংখাম লেগে থাকবে। (প্র 
| আর এই কারণে শাস্তি, নিরাপত্তা ও প্রকৃত নির্মল আনন্দ লাভ তার ভাগ্যে কখনও ঘটবে না। ৈ 
র্‌ ্‌ রর 
হা 53222 4৩০০০৩০৬ sean ০০৬১৬৭০৯৩১৬ ede BLE টিন িল্হি তি তত ss a ars 


U.S BEE লিখা 7215858৮780 8585085 7278 পেত ইত ne ur mu emu w.e ut wn. td EB MR. 
চপ লে 


22527527712 | 2৭ ৮৫2 Re - 
GS 2 ১ ০৩৪) 284 0556 £ 
আমাকে আপনি কেন হে আমার সেবলবে অন্ধ অবস্থায় কিয়ামতের দিনে ৮৮১ আর 
উঠালেন রব 
নে 4 15» পরত পর 22 পা BIH IH ৩ 1234 
(551 ৬০৩০1 ৬ 93912 ৬৮ ৬৩ ১ ০ 
আমাদের তোমার কাছে এমনি ভাবেই তিনি চক্ষৃত্বান আমি ছিলাম নিশ্চয় অথচ অন্ধ অবস্থায় 
নিসশনাবলী এসেছিল বলবেন 
১ রবে রর 1৬ ৮ |] পর হত পরা 1৬ «৫ Ads পার্ট 
৬ 
প্রতিফলদিই এরূপই এবং  বিশ্ৃত হচেছ আজ এভাবেই এবং তা তুমি তখন 
আনব্রা তুমি ভুলে গিয়েছিলে 
21 পাতার পা ৮১ সর্প পচ পারা অর্পা 


১১৯১ ৩1৩৩০ 5 ৯৫5৩ ৩১৬ ০৫% 3 SA 8 


আখেরাতের শাস্তি অবশ্যই এবং দরে না এবং বাড়াবাড়ী করে (তাকে) : 


ECS ঠা EX পর্ণ ১৩. এপার পণ [5242 LAr 
৮৫৩৪ ৩1 এ od ৬৪০ ৮৩1৪ ৫1 ১ ৬৬৪ 
তাদের পূর্বে আমরা ধ্বংস কতই তদেরকে - অধিকস্থায়ী 

- (জনপদ) (না) 84 
৬১ &। ৮9:৮2 2 পর ১কু 2 ১৪৪ 

টু b i y - A রহ ৮৯7) ৮ 

০ Ea 

(রয়েছে) টি হি মানৰ গোষ্ঠির মধ্যহতে 

REL FE 17 

6 ৬৫) AN ey 

বুদ্ধিবিবেকের অধিকারীদের জন্য অবশ্যই 

নিদর্শনাবলী . 


আর কেয়ামতের দিন আমরা তাকে অন্ধ করে উঠাব। 
১২৫. . সে বলবেঃ “হে আমার রব, দুনিয়ায় তো আমি চক্ষুত্মান ছিলাম, এখানে কেন আমাকে অন্ধ করে তুললে?” 
১২৬. আল্লাহতা'আলা বলবেনঃ “হ্যাঁ, এমনি ভাবেই'ভো আমার আয়াতগুলি যখন তোমার নিকট এসেছিল তুমি 
তখন তা ভুলে গিয়েছিলে! ঠিক সে রকমই আজ তোমাকেও তুলে যাওয়া হচ্ছে!” 
১২৭. এভাবেই আমরা সীমালং্ঘনকারী এবাং আল্লাহর আয়াত অমান্যকারী লোকদেরকে (দুনিয়ায়) ফল দান | 
করে থাকি। আর পরকালের আযাব অধিক কঠোর ও স্থায়ী। : 
১২৮. এই লোকগুলি কি (ইতিহাসের এই শিক্ষা হতে) কোন হেদায়াত পেল না? - তাদের পূর্বে কত 
জাতিকেই না আমরা ধ্বংস করেছি, যাদের (ধ্বংসপ্রাপ্ত) জনপদে আজ এই লোকেরা চলাফিরা করছে! 
বন্তুতঃ এতে বিপুল নিদর্শন রয়েছে সেই লোকদের জন্য যারা সুস্থ বুদ্ধি-জ্ঞানের অধিকারী । 


পারা- ১৬ 


চূড়ান্ত করে দেয়া লা হত এবং অবফাশের একটি |$ 


৬৭ .. 


১ তা হলে এদের সম্পর্কেও কয়সালা চূড়ান্ত করে দেয়া হত। 
১৩০. অতএব হে নবী। এরা যা কিছু বলে, তাতে তুমি ধৈর্য ধারণ করে থাক এবং তোমার আল্লাহ্‌র তারীফ 


>| 


৩৬০ পর্ণ 
ডি. 
৩ 
পাটি 
হমা অতঃপর 
ঘোষণাকর 


নু 
nm 
n 
. 
a 
a. 
. 
. 
n 
EL) 
ছু 
এ 
শর 
প্র 
bl 
u 
চা 
[] 
প্র 
a 
Ll 
নর 
খর 
nt 
: 
পা 
ut 
a 
a 
. 
[] 
a 
লা 
শি 
< 
nm 
a 
a 
. 
গর 
a 
Ll 
“i 
bl 
PR) 
নম 
al 
“ 
ud 
শা 
শি 
= 
Ll 
a 
ৰ 
uo 
হা 
ul 
০৭ 
না 
শে. 
৭ 
CR 
প্র 
a 
ny 
El 
a 
খু 
LN) 
Ll 
a 
খা 
L) 


/ 
>) 


প্রশংসার সাথে তার সূর্যোদয়ের পূর্বে ও অস্ত যাওয়ার পূর্বে এবং রাত্রির বিভিন্ন সময়েও তসূবিহ কর এবং | : 


17৮1 
* তোমার রবের তরফ হতে পূর্বেই একটি কথা যদি 
মীয়াদ নির্দিষ্ট করে দেয়া না হত 
দিনের কিনারায়ও৩৬ সম্ভবতঃ তুমি সন্তুষ্ট হবে৩৭। 
১৩১. আর চোখ তুলেও দেখো না দুনিয়ার জীবনের সেই জাঁক-জমক যা আমরা এদের মধ্যে বিভিন্ন লোকদের 


শি ৩.০ এ তি প্র তল ভু ৩ জ 
নিলেন হর 


সূরা ত্বাহা - ২০ 


| ET হাম্দ ও সানা - প্রশংসা ও সুতির সংগে প্রতুর তসবীহ- পবিত্রতা কীর্তনের অর্থ হচ্ছে নামায নামাযের 


সহ্য করতে হলেও তুমি তোমার বর্তমান অবস্থার উপর তুষ্ট থাকো । দ্বিতীয় অর্থ হচ্ছে- তুমি এই কাজ 


সূর্যাস্তের পূর্বে আসরের নামায এবং রাত্রিকালে এশা ও তাহাজ্জুদের নামায । আর দিবসের কিনারা সমূহ : 
বলতে দিবসের তিনটি প্রাপ্তই হতে পারে- একটি প্রান্ত প্রত্যুষ, দ্বিতীয়ঃ দবিপ্রহর আর তৃতীয় প্রান্ত হচ্ছেঃ | 


ঃ সন্ধ্যা। সুতরাং দিবসের প্রান্ত ভাগসমূহ বলতে ফজর, যোহর ও মগরেবেরই নামায বুঝায় । . 
2] ৩৭ এর দুটি অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে- তোমার মিশনের জন্যে তোমাকে নানা প্রকার দুঃসহ কথা 


নির্দিষ্ট সময়গুলির প্রতিও এখানে সুস্পষ্ট ইংগিত করে দেয়া হয়েছে। সূর্যোদয়ের পূর্বে ফজরের নামায, 


ও. 12 এ 


5 9 


র বিগত ৬৫ 
(অর্থাৎ মোজে যা) কাছে আনে 


৯ কিক রর 
2৯] ৮3০০৮) | 


এতো আমর দিয়েছি তাদেরকে পরীক্ষার মীন করার উদ্দেশ্যে তোমার আল্লাহর দওয়া 

হালাল রেযুকই৩৮ উত্তম ও স্থায়ী । রর 
ধু তোমার পরিবার-পরিজনকে নামাজ শিক্ষা দাও। আর তুমি নিজেও তা দৃঢ়তার সাথে পালন করতে থাক। | 
আমরা তোমার নিকট কোন রেষৃক্‌ চাইনা, রেষুক্‌ তো আমরাই তোমাদেরকে দিচিছ। আর পরিণামে ; 


কল্যাণ তাকওয়ারই হয়ে থাকে। 
, তারা বলে, এই ব্যক্ত নিজের রবের নিকট হতে কোন নিদর্শন (মো'জেজা) কেন আনে না? আর পূর্বের 


ঠি Ll (সহীফা সমূহের স্মন্ত শিক্ষার বর্ণনা কি তাদের লিরুট সুষ্পষ্ট হয়ে আসেনি৩৯৭ রঃ 
২৫7 | 
টা ৩৮ ।- 'রেক' এর তরজমা আমি হালাল জীবিকা করেছি। কারণ আল্লাহতা'আলা কোথাও হারাম সম্পদকে গু |e 

বক খসে অভিহিত করেন নি। 


* অর্থাৎ ভটা কি একটা কোন সামান্য মো'জেযা যে তাদেরই মধ্যকার একটি নিরক্ষর ব্যক্তি এমন এক গ্রন্থ 
পেশ করেছেন যার মধ্য প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত আসমানী কিতাবের বিষয়বস্তু ও শিক্ষার নির্যাস পু 
নির্গত করে ভরে দেয়া হয়েছে! মানুষের হেদায়াত ও পথ প্রদর্শনের জন্যে সে সমন্ত গ্রন্থে যা কিছু ছিল |. 
তার সবকিছু তার মধ্যে মাত্র একত্রিতই করে দেয়া হয়নি বরং সে সমস্তকে এরূপ খুলে পরিষ্কারভাবে | 
বৰ্ণনা করে দেয়া হয়েছে যে, TE tO TOT TS রর 


নন০৯ 


টে 


CARY 


১০৫৫৫ 


$ cleo) 


চটি 


$5৬$৪। ৬ 2 ৪ 812 


হেদায়াত প্রাপ্ত 


রে 


টি ১৩৪. আমরা যদি তা আসার পূর্বে কোন আযাব দিয়ে ধ্বংস করে দিতাম, তা হলে এই লোকেরাই বলত যে, 
| “হে আমাদের রব, তুমি আমাদের নিকট কোন রসূল পাঠালে না কেন, (তাহলে) লজ্জিত ও লাঞ্চিত 
হওয়ার পূর্বেই আমরা তোমার আয়াতসমূহ অনুসরণ করা শুরু করে দিতাম"? 

শা] ১৩৫. হে নবী, এদেরকে বলঃ প্রত্যেকেই পরিণামের অপেক্ষায় রয়েছে। অতএব এখন প্রতীক্ষায় থাক, অতিশীস্ 
5 তোমরা আনতে পারবে যে, কারা সরল-সোজা পথের পথিক, আর কে হেদায়াত-প্রাপ্ত! 


এ সূরার নাম কোন বিশেষ আয়াত হতে গৃহীত নয়। এতে যেহেতু ধারাবাহিকভাবে বহুসংখ্যক নবী ও রসূলের 
বিষয়ে আলোচনা করা হয়েছে, এ কারণে এর নাম 'আল-আদ্বিয়া' ‘নবীগণ’ করা হয়েছে। এও সূরার মুল বিষয়- 
বন্ধুর দৃষ্টিতে রাখা নাম নয়। বরং এটা শুধু পরিচয়ের একটা চিহ্ন মাত্র । 

নাযিল হওয়ার সময়-কাল 


| আলোচ্য বিষয় ও বর্ণনাভংগী উভয় দৃষ্টিতেই মনে হয়, এ সূরা নাযিল হওয়ার সময়-কাল হচ্ছে মক্কী জীবনের | 
ক] মাঝামাঝি সময়, অর্থাৎ আমাদের সময় বন্টনের দৃষ্টিতে নবী করীম (সঃ)-এর মক্কী জীবনের তৃতীয় পর্যায় । এর | 
মু পটভূমিকায় সেরূপ অবস্থা নেই যা শেষের দিকের সূরাগুলিতে স্পাটরূপে পরিলক্ষিত হয় । |: 


প্রধান প্রধান আলোচ্য বিষয় 


এ সময় নবী করীম (সঃ) ও কুরাইশ সরদারদের মধ্যে যে দ্ন্মু-সংঘাত তীব্র হয়ে উঠেছিল, এ সূরায় তাই 
আলোচিত হয়েছে। নবী করীম (সঃ)-এর নবুয়্যতের দাবী এবং তার তওহীদের দাওআত ও পরকাল সংক্রান্ত 
আকীদা সম্পর্কে তারা যে সব সন্দেহ,-সংশয় ও প্রশ্ন উথাপন করত, এ সূরায় তার জবাব দেয়া হয়েছে। রসূলে 


করীম (সঃ)-এর বিরুদ্ধে তারা যে সব চাল চালতো ও কৌশল অবলম্বন করত, সে সম্পর্কে এতে তীব্র প্রতিবাদ ও 
| হুমকী দেয়া হয়েছে এবং এ সব চালের পরিণাম সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। রসূল (সঃ)-এর দাওআতের 
ব্যাপারে তারা যে বেপরোয়া ভাব দেখাত, শত চেষ্টা সত্বেও তাদের যেখানে গাফিলতি দূর হত না, সে বিষয়ে 
সাবধান ও সতর্ক করা হয়েছে। আর. শেষ ভাগে তাদের এ অনুভূতি জাগ্রত করার চেষ্টা করা হয়েছে যে, যে 
ব্যক্তিকে তোমরা নিজেদের পক্ষে বিপদ মনে করছো আসলে তোমাদের জন্যে বিশেষ রহমতের কারণ হয়েই 
তার আবির্ভাব হয়েছে। 


ভাষণ প্রসংগে বিশেষ করে যে সব বিষয়ের অবতারণা করা হয়েছে তা হচ্ছে অইঃ এক- মানুষ কখনো নবী-রসূল 
হতে পারেনা -মক্কার কাফেরদের এই ভুল ধারনা এবং এ কারণে নবী করীম (সঃ)-কে আল্লাহর রসূল বলে মেনে 
নিতে তাদের অস্বীকৃতি । এ বিষয়টি খুবই বিস্তারিতভাবে আলোচিত হয়েছে এবং তাদের এ ধারণার প্রতিবাদ করা 
হয়েছে। দুই-রসূল এবং কুরআন সম্পর্কে তাদের নানাবিধ ও পরস্পর বিরোধী প্রশ্ন উত্থাপন এবং কোন একটি 


| কথার উপর স্থিতিশীল না হওয়া - এ সম্পর্কে সংক্ষেপে অথচ খুবই জোরালো ভাষায় ও তাৎপর্যপূর্ণ ভাবে 


সি] পাকড়াও করা হয়েছে। তিন- জীবন শুধু খেলনার জিনিস; কয়েক দিনের খেলার পর আপনা-আপনি এর অবসান 
|. ঘটবে, এর কোন ফলাফল নেই, কোন হিসাব-কিতাব এবং শাস্তি ও পুরস্কারের সম্মুখীন হতে হবে না- এই সব 
সঃ] ধারণাই যেহেতু নবী করীম (সঃ)-এর প্রতি আরোপিত তাদের গাফিলতি ও বে-পরোয়াভাবের মূল কারণ ছিল, 
. এই কারণে খুবই জোরালো ভংগিতে এর প্রতিবাদ করা হয়েছে। চার- শিরকী আকীদার ওপর তাদের অবিচল হয়ে 
| থাকা এবং তওহীদী আকীদার বিরুদ্ধে তাদের মূর্থতামূলক হিংসা-বিদ্বেষ যা তাদের ও নবী করীম (সঃ)-এর মধ্যে 

" বিরোধের মূল কারণ ছিল, এর সংশোধনের জন্যে শির্ক্‌-এর বিরুদ্ধে ও তওহীদের পক্ষে সংক্ষিপ্ত অথচ খুবই 


CoE Ee Et SR REBT TE লব : 
] পরও তাদের ওপর কোন আজাব আসে না, অতএব নবী অবশ্যই মিথ্যা এবং আল্লাহর তরফ হতে আল্লাহর | 
আযাবের যে সব হুমকী শ্তনানো হচ্ছে তা সবই ফাকা আওয়াজ -তাদের এই ভিত্তিহীন ধারণাকে যুক্তি-পরন্মাণ ও 
নসীহত-উপদেশ উভয় পন্থায় দূরীভূত করতে চেষ্টা করা হয়েছে। 


অতঃপর নবী-রসূলগণের জীবন-চরিত হতে গুরুত্বপূর্ণ ঘট নাবলীকে দৃষ্টান্ত হিসেবে পেশ করা হয়েছে। তা দ্বারা এ 
| কথা বুঝানোই উদ্দেশ্য যে, মানুষের ইতিহাসে আল্লাহর নিকট হতে যত নবী ও রসূলেরই আগমন হয়েছে, তারা 
| সকলেই ‘মানুষ’ ছিলেন। আর নরুয়্যতের বিশেষ গণ ছাড়া অন্যান্য সব ব্যাপারে সথদিক'দিয়েই তারা: দুনিয়ার 
| সাধারণ মানুষের তই মানুষ ছিলেন উলুহিরতের কোন দিক বা. কোন গুণই শ্রকবিন্দু পরিমাণও ভাদের মধ্যে ছিল | 
না। তারা সাধারণ মানুষেরই মত নিজেদের সব রকমের প্রয়োজন পূরণের জন্যে আল্লাহর সমীপে হাত প্রসারিত ..|£ 


করতেন- কাতর প্রার্থনা জানাতেন। সে সংগে এ এঁতিহাসিক দৃষ্টান্ত হতেই আরো দুটো কথা স্পষ্টভাবে পেশ করা 
হয়েছে। একটা হলো এই যে, নবী-রসূলগণের ওপর নানাবিধ বিপদ-মুসীবত এসেছে । তাদরে বিরোধীরাও 
তাদেরকে ধ্বংস করার জন্যে প্রাণ-পন চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর তরফ হতে অসাধারণ ও 
অস্বাভাবিক উপায়ে তাঁদের প্রতি সাহায্য নাযিল করা হয়েছে। আর দ্বিতীয়টা হলো এই যে, সব নবী ও রসূলের 
দ্বীন একই ছিল- একই দ্বীন তারা পেশ ও প্রচার করেছেন। আর তা সেই দ্বীন ছিল; যা এখন হযরত মুহাম্মদ (সঃ) 
পেশ কছেন। মানব জাতির আসল দ্বীনই হচ্ছে এই এ ছাড়া দুনিয়ায় আর যত ধর্ম পাওয়া যায়, তা গুমরাহ 
মানুষের সৃষ্ট বিডেদ-নীতি ছাড়া আর কিছুই নয়। 


সবশেষে বলা হয়েছে যে, মানুষের মুক্তি একান্তভাবে নির্ভর করে এই দ্বীন অনুসরণ ও পালনের ওপর ৷ যারা একে | 
কবুল করবে, পরকালে আল্লাহর আদালতের বিচারে তারাই সফল হয়ে বের হবে, আর পৃথিবীরও উত্তারাধীকারী | 
হবে। আর যারা তাকে প্রত্যাখান করবে, তারা পরকালে নিকৃষ্টতম পরিণতির সন্মুখীন হবে। আল্লাহতা'আলার বড় 
মেহরবানী হলো এই যে, তিনি আসল বিচারের (চূড়ান্ত ফয়সালার) পূর্বেই নিজের নবী ও রসূল পাঠিয়ে দুনিয়ার রর 
মানুষকে এই মহাসত্য সম্পর্কে অবহিত করেছেন। এরূপ অবস্থায় নবীকে যারা রহমতের কারণ মনে না করে. [ঞ্র 
বিপদ বলে মনে করে তাদের মত অজ্ঞ-মূর্থ ও নির্বোধ আর কে হবে? রর 


নর. ইট ০ 8৮ জিটিভি জে. উজ» LC ER আআ n- ৮. Ln. 8. 1754 সি - শত. রশ পি এস চা ET ০ দহ ০ El be sa 


০ BY ote ETA yr ৫ 
৭ তার রুকু (সংখ্যা) Er 9 সুরা (২১) ১১২ তার আয়াত (সংখ্যা) 


2 4h 1 5৫ এ 5 | 
অতীব মেহেরবান অশেষ দল্পাবান আল্লাহর নামে (শুরুকরছি) 
al ১62 


2০৮ ২০৪ ০ 
জিদ 


পর্ণ 2০ ২ 


৩2 59441 yA 30035 ye 
৮৮: সিনা এবং তাদেরঅস্তরগুলো জনি) 


৮৮? 2 w ॥ ১৮৫৮৫ 

| BS ES ০৪ y 5) 1৩৬ 0৫ 1৮৮৬ 

রি তোমরা তবে কি তোমাদের মত একজন এছাড়া 2717 করেছে 
এসে পড়বে 


অতি নিকটে এসে গেছে লোকদের হিসাব-নিকাশের সময় অথচ তারা এখনো গাফলতের মধ্যে বিমুখ 
হয়ে পড়ে রয়েছে। 
টি উকিল 


আর খেলায় মেতে থাকে । 
তাদের দিল থাকে (অন্য কোন চিস্তা-ভাবনায়) মশগুল । আর.যালেমরা পরম্পরে গোপন আলোচনা করে 


যে, “এই ব্যক্তি তো তোমাদের মতই একজন মানুষ ছাড়া আর কিছু নয়। তা হলে কি তোমরা দেখে 
শুনেও যাদুর ফাদে জড়িয়ে পড়বে?” 


জা আজ এজ আজ 


ক 
আআ 


UE Ls EE. যা ডে 
COO জং জাভা পা রা আর আআ 


aus su EE EE oe CEE aE SAH হত হত 
SESEALEEL EEE 2০2 চ- হস্ত 


7 এ আছ ও আআ 
a | 


Lo) 
bs 


(এসব) তারা বলে বরং 
অলীক 


শা 
৫৮5৮8 [UT ৬ 9% 
92৩ ভেটে ৯ 5৪ 


যেমন কোন নিদর্শন আনুক তাহলে 
কাছে 


(24 ৮৫5৫ ৬ পচ TA 4 সা 
লী ০৩4৩৩ 2৮ ১2০৫৩ ৬৫০৩ 9 0559 ০০৮ {8 
: ক্র এন ধংস জনবসতিই কোন 'তাদেরপূর্বে ঈমান আনে নাই পূববর্তীগণৎ প্রেরিত হয়েছিল | 
করেছি (নিদর্শনসহ) ৪ 

পে 22 2204 

৩ ৯৮৪52 সে? 

ঈমান আনবে এরা তবে কি 

(এখন) 


রসূল বললেনঃ আমার রব সে সব কথাই জানেন, যা আসমান ও যমীনে বলা হয় । তিনি তো সর্বস্রোতা, 
সর্বজ্ঞ” । 

তারা বলেঃ “বরং এ তো আজেবাজে স্বপ্ন; বরং এ তার মনগড়া- বরং এই ব্যক্তিতো কবি। নতুবা এ 
কোন নিদর্শন আনুক, যেমন করে প্রাচীন কালের রসূলগণ নিদর্শন সহকারে প্রেরিত হয়েছিল।” 

অথচ এদের পূর্বে কোন জনবসতিই- যাকে আমরা ধ্বংস করেছি- ঈমান আনেনি; আর এখন কি এরা 
ঈমান আনবে? 


অর্থাৎ এ মিথ্যা প্রোপাগান্ডা ও কানাকানির এই অভিযানে রসূল কখনও এ ছাড়া কোন জওয়াব দেননি যে, 
তোমরা যা কিছু কথা বানাচ্ছ তা আল্লাহতা'আলা শুনছেন ও জানছেন- তোমরা জোরে জোরে শব্দ করে তা 
বল বা চুপে-চুপে কানে-কানেই বলনা কেন! বিচার-বিবেচনাহীন দুশমনদের মোকাবিলায় রসূল কখনও 
তর্ক-বিতর্ক করে উত্তর দেননি। | 


(2 সি শত 


জিঙ্রেস কর 


2 212 17 A 2/4 ৰ 
গু ডু ) রড 
রি তে (7) চি স্পট ৪৭ 
৮ অতঃপর ওয়াদা লা এরপর তারাছিল 


ও 
না 
রণ 


ৰ ৩৫০ নি ৮৫১৫৫ 7] ১৫, 2 
ও 0 9 গান ১ ভার্ন 
তোমাদের আমরা নাযিল নিশ্চয়ই ০৬০৩৪ টা এবং রর যাদেরকে 


প্রতি করেছি "১৫৫5 এ 25 ১ 


তোমাদেরই বর্ণনা তারমধ্যে কিতাব 
রয়েছে 


রর 
9 
রত 
১ 
ও 


আর হে নবী! তোমার পূর্বেও আমরা মানুষকেই রসূল বানিয়ে পাঠিয়েছিলাম যাদের প্রতি আমরা অহী 
পাঠাতাম । তোমরা যদি না-ই জানো তা হলে আহলে-কিতাব লোকদের নিকট জিজ্ঞাসা করে দেখ। 
সেই রসূলদেরকে আমরা এমন কোন দেহ-অবয়ব দিই নি যে, তারা খেত না; আর না তারা চিরঞ্জীব 
ছিল। 
তার পর লক্ষ্য কর, শেষ পর্যন্ত আমরা তাদের সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছি। আর তাদেরকে এবং আর 
যাকে যাকে আমরা চেয়েছি, বাচিয়েছি ; আর সীমালংঘনকারীদেরকে ধ্বংস করে দিয়েছি। 

হে মানুষ! আমরা তোমাদের প্রতি এমন একখানি কিতাব পাঠিয়েছি, যাতে তোমাদেরই উল্লেখ রয়েছে। 


এ 
5 


[জে জে COREE 
(ms হা জা জর 


প্রা রা? রর রাত, 


এপ 
৮61৫৫ 


>») \ 


EEL 


5 ৪ SS 


০ 
ৰ 
অভ্যাচারী ছিলান ' নিশ্চয়ই. আমাদের হায় তারাবলেছিল জিজ্ঞাসাবাদ করা তোমাদের যাতে 
শা দুর্ভোগ যেতেপারে 


না 
যাও ৪ 
IG © ৫2৫ ISS 


£'২। তোমরা কি বুঝতে পার না২? 
কত অত্যাচারা জনবসাতহ এমন আছে যেগুলিকে আমরা পিষে চূর্ণ-বিচ্ণ করে দিয়েছি! এবং তাদের 


পরে আমরা অন্য কোন জাতিকে উ্থিত করেছি। 

তারা যখন আমাদের আযাব অনুভব করতে পারল তখন তারা সেখান হতে পালাতে লাগল । 

(বলা হল "পালিয়ো না; তোমরা যাও তোমাদের সেই সব ঘর-বাড়ীতে ও আয়েস-আরামের সরঞ্জামে যা 
নিয়ে তোমরা মহা আরামে নিমগ্ন হয়েছিলে; সম্ভবতঃ তোমাদের নিকট জিজ্ঞাসা করা হবে৷” 

তারা বলতে লাগল £ হায় আমাদের দুর্ভাগ্য! নিঃসন্দেহে আমরা অপরাধী ছিলাম” 


£ 
IE 
| 


' অর্থাৎ তার মধ্যে কোন খোয়াব ও খেয়ালের কথা তো নেই তার মধ্যে তোমাদের নিজেদেরই কথা রয়েছে! 
তোমাদেরই মনস্তত্ব এবং তোমাদেরই জীবনের ব্যাপার ও সমস্যাসমূহের আলোচনা তাতে আছে, 
তোমাদেরই সূচনা ও পরিণতির বিষয় তাতে আলোচিত হয়েছে। তোমাদেরই পারিপার্শ্বিক মহল ও 
পরিবেশ থেকে সেই সমস্ত নিদর্শনগুলি বেছে বেছে পেশ করা হয়েছে যা প্রকৃত সত্যের প্রতি ইংগিত দান 
করেছে, এবং তোমাদেরই নেতিক ও চারিত্রিক গুনাবলীর মধ্যকার ভাল ও খারাব গুণের পার্থক্যকে সুস্পষ্ট 
করে তোমাদের সামনে দেখানো হয়েছে, তোমাদের বিবেকই যার সত্যতার সাক্ষ্য দান করে । এসব কথার 
মধ্যে কি দুর্বোধ্যতা ও জটিল বিষয় আছে যা বুঝতে তোমাদের জ্ঞান-বুদ্ধি অক্ষম? 

এর কয়েক প্রকার অর্থ হতে পারে। যথা, এই আযাব খুব উত্তমরূপে পরিদর্শন কর, কাল যদি কেউ এর 
প্রকৃত রূপ সম্পর্কে জিজ্ঞাসা করে তবে যেন সঠিকভাবে বলতে পার । নিজেদের সেই ঠাট-বাটের মসলিস্‌ 
গরম কর, সম্ভবত এখনও তোমাদের চাকর নওকর হাত জোড় করে জিজ্ঞাসা করবে “হুযুর কি আদেশ . 
করেন?” তোমাদের সেই কাউন্সিল ও কমিটিগুলি জমিয়ে বসো, তোমাদের জ্ঞান-বুদ্ধি সমৃদ্ধ পরামর্শ ও . 


রেগে 


গস 


Sage Se Sat aC Se 0 Ss Jas Se Cy) 


on গা ণ 
কর্তিত শষ্য তাদেরকে আমরা 
রি 


PRLS LAN 
(৩৪2 ০১ 


53 Media. ER. nn, Ne. আজ এ nnn. sna. জাজ s,s 


দিযে” আঘাত হি আমরা (ব্যাপার তা (খেলা) করার হোতাম আমরা 
নয়) বরং 


EC 
ODES ১625 2 156 As 2৮৩ 


দুর্ভোগ সি ০৮ তা অতঃপর তাকে ফলে 


তখন ১ 
৯৯9 2 ৬ ৩১৮৯৩) 


পৃথিবীর. এবং  আকাশমন্ডলির 


ধর 


আআ nun, চা 


আছে বা 


তারা এই চীৎকারই করতে থাকল- ততদিন যখন আমরা তাদেরকে চূর্ণ-ভন্মে পরিণত করে দিয়েছি, 
জীবনের সামান্যতম স্ষুরণও তাদের মধ্যে অবশিষ্ট ছিল না। 

আমরা এই আসমান ও যমীন এবং এদের মধ্যে আর যা কিছু আছে, খেলার ছলে সৃষ্টি করিনি। 

আমরা যদি কোন: খেলনা বানাতেই চাইতাম, আর তাই আমাদের করণীয় হত, তাহলে নিজ হতেই তা 
করে নিতাম৪ । বরং আমরা তো বাতিলের উপর সত্যের আঘাত হেনে থাকি। 

যা বাতিলের মাথা চূর্ণ করে দেয় এবং তা দেখতে দেখতেই বিলীন হয়ে যায়। আর তোমাদের ভাগ্যে 
ধ্বংস অবধারিত সে সব কারণে যা তোমরা রচনা করছ। 

যমীন ও আসমানে যে যে মখ্লুকই আছে তা সব তারই। 


অর্থাৎ যদি খেল-তামাশাই আমার উদ্দেশ্য হতো তবে আমি খেল-তামাশার সামগ্রী সৃষ্টি করে নিজেই খেলে 

নিতাম। সে অবস্থায় এ যূলম কখনও করা হত না যে অনর্থক এক অনুভূতিশীল চেতনা ও দায়িতৃসম্পন্ন 

জীব সৃষ্টি করে তাদের মধ্যে সত্য-মিথ্যার লড়াই ও ছন্দ বাধিয়ে দিয়ে নিছক নিজের আনন্দ ও স্ফুর্তির জন্য 
Bd OA PASH oda de wag inh SL 


| SECC PEE চা nu = Le জা. 


Ls mss Do 8 Pe SG Car rc, a ws un, ne Haan aaa nally গহন 


/ 8) রজত জা রা পা জা হা এ. dhe 


বাতি ১2৩5 0৩1 ও 


তারা থামে ও রাতে জারির 


ততবার ৮১ ১8৮ ও (5 


খলি ত মধ্যহতে ১:১০) '্তারা বানিয়ে... কি 


পরপর হা জজ জা জপ জার রজত 2, রত হা. ওত 


ছি ৫ ০৫ ০ 0৮০ ৮৫০ টি 


তিনি করেন এবিযয়ে তাকে জিজ্ঞাসা না তারা বর্ণনা করে হে আরশের * ig 
bl করা যাবে 


আর যে সব (ফেরেশতা) তীর নিকট রয়েছে তারা না অহংকার বশে তাঁর বন্দেগী করতে ক্রুটি করে, 
আর না পরিশ্রান্ত হয়৫। | 
রাতদিন তারই তসবীহ করতে ব্যস্ত থাকে; একবিন্দুও থামে না। 
তাদের বানানো পার্থিব ইলাহ কি এমন আছে যে,(নিজীবি-নিল্প্রাণকে প্রাণ ও জীবন দিয়ে) চলমান করে 
দিতে পারে? | 
যদি আসমান ও যমীনে এক আল্লাহ ছাড়া আরো বহু আল্লাহ হত, তা হলে" (যমীন ও আসমান) উভয়েরই 
শৃংখলা-ব্যবস্থা বিনষ্ট হয়ে যেত। অতএব আরশের মালিক আল্লাহ পাক ও পবিত্র সে সব কথা হতে যা 
এই লোকেরা বলে বেড়ায়। | 
তিনি নিজের কাজের ব্যাপারে( কারো নিকট) দায়ী নন। বরং তারা সবাই দায়ী । 


ছা 
শর 
এ 
জজ 
| 
nl 
-s J 
জে 
এজ 
লজ 
গা 
= 
চিজ, 
LB 
-্জ 
এজ, 
শা 
এজ 
রি 


অর্থাৎ আল্লাহর বন্দেগী করা তাদের পক্ষে কোন অসহনীয় কাজও নয় যে, অনিচ্ছুক অন্তরে বন্দেগী করতে 
করতে তারা বিষন্ন হয়ে পড়বে । এ ছাড়া আল্লাহর আদেশ-নির্দেশ পালনে তাদের কোন ক্লান্তি হয় না। 


Ee fun. wad. হা) হা nn, es, 2, পর 2, 2 ভা) জে, হও হে) 2, et 


টস ও ওত এজ তত ললুত তত 


চি? টে ৩ 253১ OG 


উপদেশ এবং আমারা সাথে ১০ কপ এট! 
(কিতাব). গর 
সির 


29 0১১৯5 2১ ES ৩৪০ 5:54 1 ০৪ 


এবং বুখফিরিয়েনোয তারা ফলে প্রকৃত সত্যকে না তাদের অধিকাংশই বরং 


৮ 5৬: £৪৬১৩০০৩ ও 


শা 
জু 

শা 
নন 

জি 
শর 

a 

এজ 
a 

- 
শা 
2. 
এ 
সু 
এজ 
= 
রে 
লজ 
রি 
জা 
শা 
A 
এ 
চি 
১ 
RL 


GH RS nl HGR, HG OCC 


৫4 
গ্রহণকরেছেন তারাবলে এবং তোমরা সুতরাং আমি 
আমরাই ইবাদতকর 
টি টে 2 ৫৮1 ৩৪ £ ৫5154 
রা ৫ Lr © ১৩৪ es ৮০০টি 1৬০১ (০৯৯ (১১৯৯০ 
2 - (ফিরেশতারা) বরং তিনি মহান পবিত্র সন্তান দয়াময় 
বান্দা 
পাত্তা 22 Lad EE 
৪ ০2০4 ৮১০৩ রি JAG 558৯: 
কাজ করে তার হুকুন মত এবং কথা বলে তার আগেবাড়ে 
তার! 


DR Rn tr 


তারা কি এই আল্লাহকে ত্যাগ করে অন্য আল্লাহ বানিয়ে নিয়েছে? হে নবী! তাদেরকে বলঃ “পেশ কর 
তোমাদের দলীল । এই 'কিতাবও রয়েছে যাতে আমার সম-সাময়িক কালের লোকদের জন্য নসীহত 
রয়েছে। আর সেই কিতাবসমূহও রয়েছে, যাতে আমার পূর্ববর্তীকালের লোকদের জন্য নসীহত ছিল” । 
কিন্তু এদের অধিকাংশ লোক প্রকৃত ব্যাপার সম্পর্কে অজ্ঞ । এজন্য তারা বিমুখ হয়ে রয়েছে। 
আমরা তোমার পূর্বে যে রসূলই পাঠিয়েছি তাকে এই অহীই দিয়েছি যে, আমি ছাড়া আর কেউ ইলাহ 
নেই; অতএব তোমরা আমারই দাসত্ব কর । 

. এরা বলেঃ “রহমানের সন্তান" আছে। সুবহানাল্লাহ! তারা (অর্থাৎ ফেরেশতা) তা বান্দা মাত্র । তাদেরকে 

" সম্মানিত করা হয়েছে। 

২৭. তীর আগে বেড়ে তারা কথা বলে না; বাস্‌, শুধু তারই হুকুম মত কাজ করে যায়। 


Gy, mG, a, 


JOG Re SS 


CeCe SG Set 


= 
Ce) 


জজ জজ. টি ভ-জ-জ জরা 8.-৪... 


১৫৮৮৫ গে পা 


YEE SS AME ৩ ?29০8৫৫ কিউ 


এব্যতীত ভারা সুপারিশ করে. না এবং তাদের পিছনে যা এবং তাদের সামনে 
(আছে) 


সস ১ আআ টো রা ) 


Du) 


বি রে 


1 2৮ পার্ট 5 os পর 
টি রি (৩6০৮৯ 5 9 ২৯১৮1 0) 38 
উভয়কে আনরা অতঃপর মিলিত উভয়ে ছিল পৃথিবী - ও থে অস্বীকার 


পৃথক করে দিয়েছি অবস্থায় ১১৯: 


© 034% MG; ৮ ৩৪ গু 02. es ও 


তারা বিশ্বাসকরে লা তবুও কি জীবন্ত লানি আমরা বানিয়েছি এবং 


2 A 25 [ৰ ৮৫ চু থর 2 ৮৮ ৮ 

৩৩ £ 2 32 ul (2 ০০০ ও ৩০৯ এ 
চা এবং  তাদেরপহ তা চলে পড়ে রি পর্বতসনূহ পৃথিবীর bel এবং 
লানিয়েছি (না 


৫৩০৪ AIA এ টিপি সি 
© ০১৩৩2 ৯ ৩ WY 

পথ পেতে পারে তারা যেন তার মধ্যে 
তি 
অবহিত । তারা কারো পক্ষে সুপারিশ করে না, শুধু তাদের জন্য করে যার পক্ষে সুপারিশ শুনতে আল্লাহ 
রাজী হবেন। আর তারা তীর ভয়ে ভীত-সন্তস্ত থাকে। 
তাদের মধ্যে হতে যদি কেউ বলে বসে যে, আল্লাহ ছাড়া আমিও একজন ইলাহ, তাকে আমরা 
জাহান্নামের শাস্তি দেব। যালেমদের শাস্তি আমাদের নিকট এই । 
সেই লোকেরা যারা (নবীর কথা মেনে নিভে) অস্বীকার করেছে কি চিন্তা করে না যে, এই আসমান ও 
যমীন সবকিছুই মিলিত অবস্থায় ছিল, পরে আমরা এইগুলিকে আলাদা আলাদা করে দিয়েছি? এবং পানি 
হতে প্রত্যেক জীবন্ত জিনিসকে সৃষ্টি করেছি? তারা কি (আমাদের এই সৃষ্টি-ক্ষমতাকে) স্বীকার করে না? 
আর আমরা যমীনে পাহাড় খাড়া করে দিয়েছি, যেন তা তাদেরকে নিয়ে কেঁপে ঢলে না পড়ে। এবং 
তাতে প্রশস্ত পথ বানিয়ে দিয়েছি যেন লোকেরা নিজেদের পথ জেনে নিতে পারে। ণ 


anu. eu. ৯১ 2 আআ জহর তে হা dn, mn, পা এ আজ) তা রত, তে) তং হা ws. nmi = EES a 


5. 


থা আজ) 2) তা জং জা 


রণ 
KIN IE OO হা 


oA 


৫8 % 


টু TITEL 


টিসু 
5 


LA 
প্রা, ০ 2.2 প্রত রে পা জং হও E 


পরত 


রি 1 © OAS Sh Gg 6 4 2 ৮১) 


আমর। বানিয়েছি না এবং ক করছে বার্রিপথের উপর সৰহ 
(হে নবী) 


ENS পে 2 90d টি 
টপ রি ঙ 
০ ৩৪১ ৮৬৬১০ 


কর 


রি 
এপ 
টে 
০, 
এজ: 
"5 
- 
জা 
7 
জা 
al 
“ড় 
যখ 
a 
১ 
BY 
নর 
al 
শী 
শু 
এপ 
এজ 
এজ 
১, 
এ 
জা 
এছ 
A) 
নি 
এ 
গর 
| 
ll 
৪. 
জু 
এজ, 
১ 
নও. 
রত 


আর আসমানকে আমরা এক সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। কিন্তু এই লোকেরা এসব নিদর্শনের প্রতি 
ভ্রক্ষেপমাত্র করে না। 

তিনি তো আল্লাহই, যিনি রাত ও দিন বানিয়েছেন? সূর্য ও চন্ত্রকে পয়দা করেছেন। সবই এক-এক 
“ফালাকে' সাঁতার কাটছে৬। 

আর হে নবী! চিরসন্তনতা তো আমরা তোমার পূর্বের কোন মানুষের জন্যই সাব্যস্ত করে দেইনি। তুমি যদি 
মরে যাও তবে এই লোকে্না কি চিরদিন বেচে থাকবে? 


» fo ds >. a, nen Me. nla, en 


আরবীতে ‘ফলক’ হচ্ছে আসমানের এক পরিচিত নাম। ‘সবই এক, এক ‘ফলকে’ সাতার কাটছে'- এই 
বাক্য থেকে দুটি কথা পরিক্কাররূপে বুঝা যায় । প্রথমতঃ এসব তারকা একই আকাশমন্ডলে অবস্থিত নয়, 
বরং প্রত্যেকের আকাশ পৃথক। দ্বিতীয়তঃ. “ফলক' অর্থাৎ আকাশমন্ডল এরূপ কোন জিনিস নয় যার সংগে 
তারাগুলি খুটিতে বাধার ন্যায় আবদ্ধ হয়ে রয়েছে এবং তা তারাগুলিসহ আবর্তন করেছ, বরং আকাশ কোন 
প্রবহমান তরল অথবা ফাকা ও শৃন্যবৎ জিনিস যার মধ্যে তারকাসমূহের গতিশীলতা সাতার কাটার সংগে 
- সাদৃশ্যমূলক। 


টিন হন রাযি হো - জে লালা দি 51 আজ আজ আসতে উজ. ন 
তে ০ ২:১৯১৯১৪১৯১০১৯০৪১৯৬৯৯১১১৯১৯১১৪৯৯ রি eee ০০ BED ঢ্5 RE) ০8 লন 2929 ee ESE নট 


পিস্তল তিনি PO PAD 


SCR ORG গস 


চস 


০৫ 


[ 
CG Re Oe GR CG SG SG SOG ORC SRG SRC SGC lr DG CS 


লুল, 
Ba Ba Da BaD Da Da Bat 


Cn 


২৬৮১৫ 


ডে 
tnd 


ue Sn হুট 


রস 


2 


Ce acs Sy Sle de OC Ss Sale Oa Sn DC) 


সদ 


(১১০ 


পরীক্ষা করি 


SER AT DIS 
ক 


্ৈ রত 
2০ 


এবং তোমাদের ফিরিয়ে আনা হবে 


রত 


£/ 7৮4৫ রি 227০ ৮2. ৫ 
১2৮2 ১১) 19, ১৩ 1১১2৫ (০৫৬৮, 016 151. নত 


পা 
ব্ল্রিপের  এব্যতীত তোমাকে তারা গ্রহণ করবে অষ্বীক্যুর করেছে যারা. তোমাকে দেখে ঘখন 
পাত্র রূপে / 


1৩৫ | টি 
০১৯৯১ 
১ টা 
রাহমানের আলোচনাকে 
গজ LE Ne “Ad 2) ৬৩ পা) ৩ পা এটিতে 
/ পি ষ . ~) (১৯ ্ ১১ 
| ~~ ৮৬ Ee ০ টা পা ৪) ৩১ তি 
সুতরাং আদার_ তোমাদেরকে শীঘ্রই তাড়াহুড়া দিয়ে EELS বৃষ কযা lil 
না নিদর্শনাৱল্রী আমি দেখাবো প্রবৃত্তি 


2 27 2 2772 222 
OL ey Le Ge OPI 5 ৮০০০৩ 


যদি (হমকীর) এই কখন তার। বলে ‘এবং আমার কাছে তোমরা 
ওয়াদা | 


(পূর্ণ হবে) তাড়াছড়া করো 
রগ 
© ৩:৬০ 
সত্যবাদী তোমরাহও . 


প্রত্যেক জীবস্তকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে । আর আমরা ভালো ও মন্দ অবস্থায় ফেলে তোমাদের 
সকলের পরীক্ষা করছি। শেষ পর্যন্ত তোমাদের সকলকে আমাদের দিকেই ফিরে আসতে হবে । 

এই সত্য অমান্যকারীরা যখন তোমাকে দেখতে পায় তখন তোমার প্রতি বিদ্রুপ ও ঠাট্রা করে। বলে 
“এই কি সেই ব্যক্তি যে তোমাদের মাবুদদের উল্লেখ করে থাকে?” আর তাদের নিজেদের অবস্থা এই যে, 
মানুযকে তাড়াহুড়া করার প্রকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে! এখনি আমি তোমাদেরকে নিজের নিদর্শনসমূহ 
দেখিয়ে দিচ্ছি, আমার কাছে তাড়াহুড়া করো না- 

এই লোকেরা বলেঃ “আচ্ছা, এই হুমকী পূর্ণ হবে কবে, যদি তোমরা সত্যবাদী হও?” 


nnn nna en natn hn EB aE en ere EE তত 


EO 


I, 
০০ 


8 


2-9 পৃ পূর্ণ 


55% 


62592 


~2) 36% 


তাদের পৃষ্টসমূহ ফি 7 ভাদের সুখমণ্ডলগুলো৷ 


হত, Ono Sn, OG 


৪১৪৪১০০৯০০৩ 


১৯০৪ পাঠ 4৮৮১৫ > 2১7৮ / 32/22 32 
০ খ. 


RGR ৪9৩ ৩৩৪ ০১৮ রে ১. র্ 


তাদেরকে অতঃপর জী তাদের কাছে বরং সাহায্য করা হবে 
হতভগ্গ কবে দেবে আসবে 


(2 | A PG 
20 fn SJ 3 ১৪৫০ 


অপৰ্যান পেয়া হবে না আর তা রোধ করতে, 


সস Sn SH a) 
(sms ssn sa Rs), Has, KC, 


GL his He hCG) 


AL 


৫ 


চস 


CONG Oe DCC ls Se) 
প্র, জা জে NE, জজ, Ms জং জা, হে. আজ রা, জি |, 2) রা 


যা রয়ে তারা ছিল _ এ জিনিস তাদের মধ্যহতে ঠাট্টা করেছিল 
(যারা) 


231 এ ৩৩৪ SIE 
দিনে 


. করতে পারে 


SG Ce 


Ota) 


টি 


0 a: 
e s,m, জজ) 2) ew, m,n, জং ns EGE 


" ৩৯. হার! এই কাফেররা বদি সেই নঘয়ের কথা কিছু জানতে পাত যখন এরা না নিজেদের সুখ অঞ্জন হতে 
বাচাতে পারবে, না নিজেদের পিঠ, আর না তাদের কাছে কোন দিক হতে সাহায্য পৌছাবে। ্‌ 

৪০. সে বিপদ তো আকষ্মিক ভাবেই আসবে এবং এদেরকে এমন ভাবে হঠাৎ করে চেপে ধরবে যে, এরা না 
তাকে দমন করতে পারবে, আর না এক মুহূর্তকাল তারা অবসর পাবে । : 


REY: 


[) 
ad 


৪১.  ঠাট্টা-ব্দ্রূপ তো তোমাদের পূর্বের নবী-রসূলদেরকেও করা হয়েছে। কিন্তু তাদের ঠাট্টা-বিদ্রুপকারী 
লোকেরা সেই জিনিসের ফেরে পুড়তে বাধ্য হয় যার তারা ঠাট্টা ও বিদ্রুপ করছিল। 


সি 


কু 8৪ 
৪২. হে নবী! এদেরকে বলঃ “কে আছে এমন যে রাতে বা দনে তোমাদেরকে রহমান হতে রক্ষা করতে 


ইত ৩০১৯৪১৩ | 


Ch GPG PG 


হু 
: 
: 


সূরা আল- আম্বিয়া ২১ ৮৩ পারা- ১৭ 
চন রে তা: 


১৯৫১ Br টেন 2 ১০৪ SE 
~~ 42) ০৪ ৩ One -০৪১০ ৩ 


টু 

বি রক্ষা করতে ইলাহসহূহ তাদের সুখ ফি্রিয়ে নেয় মলি হতে বরং 
Xt পারে আছে - 
Be 

Et ৫৬১ 283 পু পাত B24 Ad 2232 রর ৮৮ ১0: সরাতে 
৪ 2 ৯২ রি ১ ৬৯ ৩ সম রে 

et { টি) 

রঃ রে রি ১) ১ (৫৮ I> Omi ৯ ৬০১১১ Op 
Fa আমানের তাসের না আর তাদের নিজেদের সাহায্য তার! সক্ষম না আবাদের ছাড়া 

০) পক্ষহতে করতে 

Bet 

Bt পার্ট পর্ণ পর Ee ৫৮ 5৮ A রণ 

সৈ ‘ ? Ld Rl পাট 1 টা 29 27 
RS ৮৩৮ Ub ৩ (১ 261 2 5৮১ ৬০৪০ ০৫ ০০৮০০ 
মস তাঁদে্স জন্যে দীর্ঘ এমনকি: তাদের গুরু ও তাদেরকে আমরা ভোগ বরং "সহযোগিতা দেয়া হবে 
হণ হয়েছিল সামগ্রী দিয়েছি 


2d পাঠাও ৮৯৮1৫ raved Ald 
EE 0 ৩0555 ১51 sad) 
9০, 3 তা সংকুচিতকরে জমীনকে আদা যে তারা দেখে না তবেকি আহুকাল 
আমর! আনব! 


ty 5 5 %) bec | ৮ 


না হি ওহীদ্ধারা! তোমাদের রক মূলতঃ রল বিভ্রুপী হবে তারা তনুওকি 
করছি আহি 


৪020৩624018] 2০৬ ad 


তাদের সতর্ক করা হয় যখন কোন আহবান 3 শুনে 


১:58 
্ু। 


CR ee 


ক 
৬৬ * 
ay 
এড 


Ge SS Ox SC. SC 


LR Ro) 


Bp 3/ 


DC, DC Ss Sas Oe hn SC 


৪ 


কিন্তু এরা তাদের রবের নসীহত হতে বিমুখ হয়ে যাচ্ছে। 

৪৩. তাদের কি এমন কিছু ইলাহ আছে যারা আমাদের বিরুদ্ধে তাদের সাহায্য করবে? তারা তো না নিজেরা 
নিজেদেরই সাহায্য করতে পারে, না আমাদের কোন সাহায্য-সহযোগিতা তারা লাভ করবে? 

88. আসল কথা এই যে, এই লোকদেরকে এবং এদের বাপ-দাদাদের আমরা জীবনের সামগ্রী দান করে 
চলেছি, এমন কি তাদের আয়ুও দীর্ঘ হয়েছিল। কিন্তু তারা কি. দেখে না যে, আমরা যমীনকে নানা দিক 
দিয়ে খাটো করে আনছি৭? তবে তারা কি জয়ী হবে? 

৪৫. এদেরকে বলে দাও “আমি তো অহীর ভিত্তিতে তোমাদেরকে সাবধান-সতর্ক করছি”--- কিন্তু বধির 


এক, 
সর 


1 
পে) 


BBD এ DBD ADB 


১) 

র্‌ লোকেরা কোন ডাক শুনতে পায় না যখন তাদেরকে সাবধান করা হয়। 

(| 

Bt 

৭ অর্থ পৃথিবীতে আমার বিজয়ী শক্তির কার্যকারিতার এ নিদর্শনগুলি অতি সুস্পষ্টরূপেই দেখা যায়। -হঠাৎ 
Fo কখনও দুর্ভিক্ষের রূপে, কখনও বন্যার রূপে, কখনও ভূমিকম্পের রূপে, কখনও বা প্রচন্ত শীত ও 
ef অসহনীয় গরমের রূপে এরূপ বিপদাপাত ঘটে যা মানুষের সকল প্রচেষ্টা ও তৎপরতাকে ব্যর্থ করে দেয়। 


হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরণের গ্রাসে পতিত হয়, জনপদ ধ্বংস হয়, শস্য-শ্যামল ক্ষেতসমূহ বিনষ্ট 
হয়, উৎপাদন-হাস পায়, ব্যবসা-বাণিজ্য অচলতার সৃষ্টি হয়; এক কথায় মানুষের জীবন ধারণের উপায়- 
উপকরণে কখনও অন্য আর এক দিক দিয়ে হানি ঘটে; কিন্তু মানুষ নিজেদের সমস্ত শক্তি নিয়োজিত 
3১2০৮ 


“Ry আহহ eee eee! 
স্টার - ইউ টি. উট. ই. ULB EBB EBLE সজ্জা. আন্ত উস জজ উর পি আভা - জজ উ- উজ. 


পদ je 


রিতা ডা 
৩০৫৬ ভোর জুরে 9 855 0 2 


02 (৫6 রড রর রত ্‌ পাও ॥ ৫ ৫ 

| Bs ৮০ ১ 4 2) | 72 B (®) OLS ৬) 
দিনের জন্যে _ ন্যায়ের EL সংস্থাপন করব এবং যালিম ছিলাম নিশ্চয়ই. 

| ঃ আমরা আগরা মনিরা 


2 A ৮৫2৫ Ef) হি 2 2) ow 
SNES ০6 ৩) sg + ৬৪ AES ও $$ 221 
এবং কাউকে . ঘুলম করা হবে ফলে না কিয়ামতের 


পরিমাণও হয় 
(কৃভ' ক) 


রা €) পারি ॥ A ০ 2 € ৫৫ ৃ বি 
Bl শে Pd 2 গে ৬ ক fl 4 ১৯ 
এবং. হিসাবগ্রহণকারীরূপে আমরাই যথেষ্ট এবং 


৩ 


1০3 : es 08% 3 ০১৯ ও চে 


উপদেশ জ্যোতি 


2৫4 ৯৮৫৮৮ 20 2274 AAD ৮1 
0 (১ (৩১৯৪ ৫ ৩৪১০৩ 


রবি জনো 


৩৪ ০৯ ১ ৬৯৭৪ 


হতে তারাই এবং ' অদৃশ্য অবস্থায় oh ভয় করে 


2 


৬ 


৪৬. তোমার রবের আযাব যদি একটু পরিমাণ তাদের স্পর্শ করে যায়, তাহলে তারা তখনই চীৎকার করে 

ৰ উঠবে “হায়, আমাদের দুর্ভাগ্য! নিঃসন্দেহে আমরা অপরাধী ছিলাম ৷” 

৪৭. কেয়ামতের দিন আমরা সঠিক নির্ভুল ওযন করার দাড়িপাল্লা সংস্থাপন করব । তার ফলে কোন লোকের 
উপরই একবিন্দু পরিমাণ জুলুম হবে না। যার একবিন্দু পরিমাণও কিছু কৃতকর্ম হবে তা আমরা সামনে 
নিয়ে আসব । আর হিসাব সম্পন্ন করার জন্য আমরাই যথেষ্ট । + 
পূর্বে আমরা মূসা ও হারুনকে ফোরকান, আলো ও “যিক্র' দান করেছি সেই মুত্তাকী লোকদের কল্যাণের 
জন্য, 
যারা না দেখেই নিজেদের রবকে ভয় করে, আর যারা (হিসাব-নিকাশের) সেই সময়ের ভয়ে ভীত- 
সন্ত্রস্ত । 


ছে চি 


পরাগ তর টি ১৮১5/% 
2৩৬ রো 


তোমপ্া ত নল 


রে ৪ 2 
| 


৭৯১৫) 


ইবরাহীঘকে 


2549) 


পড়ি 
কি তার আতিকে আর তি সেবলোছিল 


০ 
৬1126 4 (৮ ৪ A 
& 
৩১৯৪ 6) (৩ ৮৭১৬৮ 
আমথ। পেয়েছি তাখা বলল পু্খায় নিবন্ধ রী তাদের ie যার মুর্ভিগলে৷ 
জন্যে | 


জা হা পা) gen nnn, n.d চহ n 


CC MCG Os 


HW, ms Hs ols U0, HoH 


(৮০ 


CL SG DG 
DH 


a 
2, রত রে ঠা, Ro 


০৪ 2১95 ১৮ ৩ 
বা rad শত ৩2 0৩9 ৩ 2১৮ ক ৩৪ 
তোনাদের লিপু ও তোমরা আছ {িশ্যযই সে বলল A তাদের 
(ছিল) জন্যে ৯৯ 


রা 
নট 


গেছে 


Ld 


৫24 চারে তত বৰ % LA 
(১০০41 (৮০৮৩ ৩৫৬ HE 5 ০8৫ ০১৮ 3 


রত 
ধ্য 


রে 
টি, 


তুমি al প্রকৃত ৮৭ আমাদের তে তারা বলল সুস্পষ্ট: পথএইতার মং 


এনেকি 
/ 2 |) / 


কৌতুককারীদের অন্তর্ভুক্ত 


টের 


১৯০৫১ 


ক. 
টি 


2 


৫০, আর এখন এই বরকতওয়ালা যিক্র আমরা (তোমাদের জন্য) নাযিল করেছি । তা সত্তেও তোমরা কি তা 
নি 
এরও পূর্বে আমরা ইবরাহীমকে তার সতর্ক বুদ্ধি ও জ্ঞান দান করেছিলাম । আর আমরা তাকে ভালোভাবে 
জানতাম । 
৫২.  ম্মরণ কর সেই সময়ের কথা, যখন সে তার পিতা.ও নিজ জাতির লোকজনকে বলেছিল “এই মূর্তিগুলি 
কি রকম যেগুলির জন্য তোমরা পাগল-প্রায় হয়ে আছ?” ৃ 
৫৩. তারা জবাবে বলল. “আমরা আমাদের বাপ-দাদাদের এই গুলির ইবাদত করতে দেখেছি।” 
সে বলল “তোমরাও পথভ্রষ্ট, আর তোমাদের বাপ-দাদারাও সুস্পষ্ট পথত্রষ্টতার মধ্যে পড়েছিল ।” 
তারা বলল “তুমি কি আমাদের সামনে তোমার আসল চিন্তা-বিশ্বাস পেশ করছ, না ঠাট্টা করছ?” 


Jt 


ভি রাড টু 


Dee Oe) 


কেনে, 
গেছে Da, 


i Dl 


SC BC ee aC 


9 Ot St Sat 


আহ) আরা জাজ ns 


(প্রা 


জজ) ত) আহার হত তা রাহ হর 


2 এতে পার্ট পা এ 22 14401 

| ৬ © ০০৩৬০ 10 
1 ন ামাদের 

টুকলা টুর ৮ অতঃপর পিঠ ফিরিয়ে নে আতর 


2 AL 224 
টি | i ৮ পা জি তার 


লগা আরোপ করে তার দিকে তারা যাতে 


HE ৪৩৪৯১ 05 SL (5৪১৩ 
এক আমরা শুনেছি ভার বলল. যাদের সে নিশ্চয় - আমাদের ইলাহ 
IE | গুলোর সাথে 


প্র জর, 


টসে শিপ 


নি 
Rl 
- 
on 


is ws Ws পা ms ny) 


টিটি 


সে বলল “না, বরং প্রকৃতপক্ষে তোমাদের আল্লাহ তিনিই যিনি যমীন ও আসমানের রবব এবং এই 
গুলির সৃষ্টিকর্তা। এই বিষয়ে আমি তোমাদের সামনে সাক্ষ্য দিচ্ছি। 

আর আল্লাহর কসম, আমি তোমাদের অনুপস্থিতির সময়ে অবশ্যই তোমাদের মূর্তিগুলির প্রতি ব্যবস্থা 
গ্রহণ করব ।” 

এরপর সে সেই গুলোকে টুকরা-টুকরা করে দিল, আর তাদের কেবল বড় আকারের মূর্তিটিকে রেখে 
দিল, যেন তারা তার প্রতি লক্ষ আরোপ করে। | 

(তারা ফিরে এনে মূর্তিগুলির এই অবস্থা দেখতে পেল, তখন) বলতে লাগল “আমাদের ইলাহগুলির 
এরূপ অবস্থা কে করেছে? সে বড়ই যালেম ৷” | 

(কেউ কেউ) বলল. “আমরা এক যুবককে এ গুলির কথা বলতে শুনেছি, যার নাম ইবরাহীম ।” 


টি 


গু 


১১১৪৪ RCS 


চি 


টস 


সূরা আল- আহ্বিয়া ২১ | ৮৭ . পারা- ১৭ 


শর্ত 2 SE ৪০ te BG 


চোখের সাবণে তার। বলদ 


HE. EW 


ডাৱ। যাতে লোকশলেস 


BI | 
১০৮০৪ . টু 


E22) 


কথা বলতে পারে | ন তুমি জেনেছ (এবং বলল) তাদের মন্তকণুলো 
z নিশ্চয়ই 


তারা বলল “তা'হলে তাকে ধরে আনো সকলের সামনে, যেন লোকেরা দেখতে পায় (তাকে কিরূপ দন্ড 
দেয়া হয়)।” | 

(ইবরাহীম এসে পৌঁছিবার পর) তারা জিজ্ঞাসা করল “হে ইবরাহীম, তুমি'আ্ঠুয়াদের ইলাহগুলির সাথে 
এরূপ ব্যবহার করলে কেন?" he | 

সে বললঃ “বরং এ সব কিছু এ গুলির মধ্যের এই সরদারই করেছে।- একে জিজ্ঞাসা কর, যদি এ কথা 
বলতে পারে৮।” ; F 

এই কথা শুনে তারা নিজেদের মনের প্রতি ফিরে তাকাল এবং (মনে মনে) বলতে লাগল “আসলে 
কিন্তু পরে তাদের মত বদলে গেল। আর বলল “তুমিতো জান যে, এরা রুথা বলে না।” 


প্রত 2 জল আপ আপ N.S, wR, CR তা জল পরত রহ HK. জর এ, আআ n,n. এল) জজ আআ আজ আজ, nna. ঘর 


শব্দগুলি থেকে স্বতঃই প্রকাশ পাচ্ছে হযরত ইবরাহীম (আঃ) এ কথাগুলি এ জন্য বলেছিলেন যাতে তারা 
এর উত্তরে নিজেরাই এ কথা স্বীকার করে যে- তাদের মাবুদগুলো একেবারেই শক্তিহীন, তাদের কাছ 
থেকে কোন কাজেরই আশ! করা যেতে পারেনা। এরূপ ক্ষেত্রে যুক্তির খাতিরে যদি কোন মানুষ প্রকৃত 
ঘটনার খেলাফ কোন কথা বলে তবে সে কথাকে মিথ্যা বলা যেতে পারে না, কেননা সে ব্যক্তি মিথ্যা 
বলার সংকল্প নিয়ে এরূপ কথা বলেনা; বরং যাকে সম্বোধন করে বলা হয় সেও সে কথাকে মিথ্যা বলে 
মনে করেনা । যে বলে নে নিজের বক্তব্যের যৌক্তিকতা সাবাস্থ করতেই বলে এবং যে শোনে সেও সেই 


০১২১ টু 75 nC oC, Hs Uo BL AS 


সু 


টু 


nt ate Gu 


72282324 


Sh ৬2১ 02 05 


ad et রা 
১৫, রত ক 


$ 


আর কিছুমাত্র তোমাদের উপকার 
দিতে পায়ে 


(32324. ভা 
১১১ ৩ ভাত 
ছাড়া তোমরা ইবাদত কর 0175 এবং ০: আফসোস ভিত তি 
Add 


EE 1৫ পবা ৬ 
Bio 52 ৮৯১০ 19৩ 9৩৮৬০ YS) dl 


তোমরা সাহায্য কর এবং তাকে Ce তোমরা বুঝবে আল্লাহ্‌ 


সে 


০৫ 


টি 


৩৫ 4. 7/5 রি 


৬৬ ০৩ ৬ কার্ট 


অন্যায় আচারণ এবং ইবরাহীমের 


2, 
০ 


ba, 


ইবরাহীম বলল “তা'হলে তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে সেই সব জিনিসের পূজা কর, যারা 
তোমাদের না কোন উপকার করতে পারে, না কোন ক্ষতি? 

আফসোস তোমাদের জন্য আর তোমাদের এই মাবুদগুলির জন্য, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে গুলির 
পূজা করছ! তোমাদের কি কোন জ্ঞান-বুদ্ধি নেই?” 

তারা বলল “একে আগুনের জ্বালিয়ে পুড়িয়ে ফেল। আর তোমাদের ইলাহদেরকে সাহায্য কর- যদি কিছু ' 
করতেই হয়।” 

আমরা বললাম “হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং শাস্তি স্বরূপ হয়ে যাও ইবরাহীমের প্রতি৯।” 

তারা ইবরাহীমের সাথে অন্যায় আচরণ করতে চেয়েছিল। কিন্তু আমরা তাদেরকে নিকৃষ্টভাবে ব্যর্থ করে 
দিলাম। 


ৃ 
5 


শি 


BADD BAD 
SC nl ls De CG 


শন্দগুলি দ্বারা সুস্পষ্টরূপে প্রকাশ পাচ্ছে এবং পূর্বাপর প্রসংগও এই অর্থের সমর্থণ করছে যে তারা নিজেদের 
ফয়সালা বাস্তবে কার্যকরী করেছিল এবং যখন অগ্নিকুন্ত প্রস্তুত করে তারা হযরত ইবরাহীমকে (আঃ) তার 
মধ্যে নিক্ষেপ করে তখন আল্লাতা*আলা আগুনকে ইবরাহীমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাবার আদেশ 
দেন। স্পষ্টতঃই কুরআনে বর্ণিত মো'জেযাগুলির মধ্যে এটি একটি মো'জেযা। 


CC 


ah 


নে 
টি 


ছি চি হা রত রাহা হা রা গা হে এনা রা হে Anas “জপ জজ হজ জা ছি. জা. ৪ শত আজ জপ জা ভা জা জি জা এ এজ লে-উ. চল 
5 ন পাও টি PORE AE / 58 ১৫৫০৫ A ন্‌ 
এজ, ০৬৬ # টি ee নন 
| ০১ | ‘ 02)! sl ৬; ০ xx ১ 2 
২ যা রি দিকে লুতকে ও তাকে আমরা এবং | 
রি 2 TAA তে রে 22 পাও পরও রনি / 4৮ | র্‌ 
পি ১০১০৯) 25 ৯১ ১ ০) UL ৪৫৪ ৩% পু 


পা পা গা 


Ge * 
© 
রা 
০৩ 
৯৯৬ 

N 
৭0 * 
্ 
৬ \ 
6 
২ 
C~ 

চে 

তু 
টি 
IU ৯ 
৬ \ 


ন ॥ রর পে {2 
পার্ট তার চাহ 2 4 2212 
L ৫০2 5 ও 2 ০১৩১৪: 5৮1 (৮০০ 
মি আমরা ওহী. এবং দর নদ তার! ০৬৬১ নেতৃবৃন্দ তাদেরকে আমরা 
করেছিলাম 


cl ডে) 5২ ১৯০৪) 2) 3 ৬১৬ ৫৩১. 


নর wna, n,n aus, n,n.e n.d, ব্য sn, ann. nw, nw, es, 


. . 
৭১, আর আমরা তাকে ও লুতকে বাচিয়ে সেই অঞ্চলের দিকে নিয়ে গেলাম যেখানে আমরা দুনিয়াবাসীদের 
জন্য বিপুল বরকত রেখে দিয়েছি। 
৭২. পরে আমরা তাকে দান করেছি পুত্র ইসহাককে এবং অতিরিক্ত ভাবে ইয়াকুবকে১০, এবং প্রত্যেককে 
নেক্কার বানিয়েছি। | 
fl আর আমরা তাদেরকে ইমাম বানিয়ে দিলাম ৷ তারা আমার হুকুম অনুসারে হেদায়াত দান করছিল এবং 
| 
হর 
{| 
টু 


নিরিহ 


আমরা তাদেরকে অহীর সাহায্যে নেক্‌ কাজের এবং নামায কায়েম করা ও যাকাত দেওয়ার হেদায়াত 
দান করলাম । আর তারা ছিল আমাদের ইবাদত-গুজার। 
৭৪. আর লুতকে আমরা প্রজ্ঞা" ও ‘ইলম’ দান করলাম। 


১২ 


আর তাকে সেই জনবসতি হতে বের করে আনলাম, যারা কদর্য ধরনের কাজ করতেছিল- প্রকৃত পক্ষে 


তারা অতিশয় খারাব, ফাসেক জাতি ছিল। 
৭৫. আর লুতকে আমরা আমাদের নিজেদের রহমতের মধ্যে শামিল করে নিলাম । সে নেককার লোকদের 


মধ্যেকার একজন ছিল। 
কুকুঃ ৬ ৃ রর 
৭৬. আর এই নেয়ামতই আমরা নূহকেও দিয়েছি। স্মরণ কর, এই সবের পূর্বে সে যখন আমাদেরকে 


ডেকেছিল। আমরা তার দোয়া কবুল করে নিলাম এবং তাকে ও তার ঘরের লোকদেরকে মহা যন্ত্রণা হতে 


মুক্তি দান করলাম ৷ 
৭৭, আর তার সাহায্য করেছি সেই লোকদের মুকাবিলায় যারা আমার আয়াত-সমূহকে মিথ্যা প্রতিপন্ন 
করেছিল। তারা বড় খারাব লোক ছিল। ফলে আমরা তাদের সকলকেই ডুবিয়ে 'দেই। 


আল- আৰিয়া ২১ ৯০ পারা- ১৭ 
ছু ল নল 9979০০০০ ০০০৪০৪০০০৪০৫০ ৭০৭০০০০ শত নিল নিল নিল নিল নিল সিল চুল নিশ নিল নিল তিলনি নিল নিত নীতিত 
| রর 

AoE =i গর 4264 6 
০০০৩ DSS 371 2১১০1 (05 ০১2৩১ ১ 

_ লিশ্ত হিল জনপদ থেকে তাকে আমর! উদ্ধার এবং রি 
করেছিলাম ৯৪ 

রণ চার্ট তার হী 1৯ চৈ 22% ্ 

5 OULD 5৬ চি ৪) + £5) 8 
এবং সত্যত্যাগী খারাপ রা ছিল তারা নিশ্চয়ই অশ্রীল কর্মসমূহে রর 

শা 

6:৮5 রঃ 4 (ud 2d 22 sl2424 
১৩ ১৪৯৮৮ ২০৪ 4১৮ iD LS ১ 
এবং সৎকর্মমীলদের অন্যতম সে নিশ্চয় আমাদের রহমতের মধ্যে তাকেআমরা শামিল | 
(ছিল) করিয়েছিলাম 

(2 ন 265 ১৩পা পা 2 25 2 5% ্ 
রে -১ ০৬১৩১ 2 658 ০5 (৩০ Ad ১] ৪১ |হই 
তার র ও তাকে এ) 
কে উদ্ধার কেরি ডি সাড়া মিলান 9 ০ (স্বরণ কর) নু 
252 ১৫৫ রি 4! 15 পা জু ৩ ৫৭ Hz ২ 
LU ৪25) 6 0 
যারা (এমন) বিরুদ্ধে তাকে আমরা এবং সংকট হতে দত 
লোকদের নাহাম্য করেছিলাম ৮ 
1224 তেরা রি: ্ঁ ৫ র্‌ 
সি ৩০ 22 57111 ১.৪ ৭4৫ পট 
[৭ ee AOE LG 2৩ পু 
তাদের লু ং্‌ রর টু জা 
ভুলিয়ে লেও বুতরা খারাপ লোক রি ভার নানা মারা মিথ্যারোপ 
>) তর তা রি 

Cag ৭ 

সকদকেই হু 


১ জা, পা? জু আত এ) হাত আহা Me dn 


কিছ RC 


stm, শিলা 


হি রহ জরা রে হি তে রাস রা 
Mall টন 


না 
ELE উগ্র ্জ। 


তাদের বিচারের আমরা এবং 


॥:%% না 
$ ৩৩ ও $& 5:৫8 
ও 


প্রতণ আগা দিয়েছি গ্রতোককেই অথ সুলাইমানকে 


LE ME EET id 2 পেতে পার 
৮242) ১ (০2৮১ ০১৩০ eg 


পাখীদেরকেও এবং তারা তসবিহ করত পাহাড়গুলেকে দাউদের 


র এই নেআ'মত দিয়ে আমরা দায় ও সোলাইমানকেও ধন্য করেছি। স্মরণ কর সেই সময়ের কথা, 
আর “ই সে এক ক্ষেতের মামলায় ফয়সাল দান করডেছিল, তাতে অপর লোকদের ছাগলঙলি 
রাতেরবেলা ছড়িয়ে পড়েছিল, আর আমরা তাদের বিচারকে নিজেরাই পর্যবেক্ষণ করছিলাম । 

তখন আমরা সোলাইমানকে সঠিক ফয়সালা বুঝিয়ে দিলাম। অথচ হুকুম ও ইলম আমরা দু'জনকেই 
দিয়েছিলাম । দায়দের সঙ্গে আমরা পাহাড় ও পক্ষীকূলকেও নিয়ন্ত্রিত ও কাজে নিযুক্ত করে দিয়েলাম। 


তারা তসবীহ্‌ করত। এই কাজের কর্তা আমরাই ছিলাম । ্‌ 
আর আমরা তাকে তোমাদের কল্যাণের জন্যই বর্ম নির্মাণের শিল্প শিক্ষা দিয়েছিলাম যেন তোমাদেরকে 


পরস্পরের আঘাত হতে রক্ষা করতে পারে। তা হলে তোমরা কি শোকর গুজার হবে নাঃ 


গা 


হত এ জে । ও, হজ আআ? 


শর 
রর 
NY 
A 
তরি 
না 
CR 
dl 
এ 
চি 
০ 
০, 
Bl 
এ, 
এজ, 
এ 
ul 
El 
LL 


ms tls. Msn, esa, cE 


(ne BE By BES 


জপ Ne Ws 


Py শর এত 


টা রি রাজ (৪১৭০ 


(সেই) দিকে নির্দেশে প্রবাহিতহতো 


fn 
জি 


শি যা 


i. Ee Un, হর, 


Lod পা ৯৮ ৫৫ 4 ~~ 
৯১৩৮ (৩) ১০ KO Lt 5 (১ bl 3 ০১ 
বা ও ডাব ডুণুরির বণ বাতি খারা (জিন) 587 
জন্যে শয়তানদের 


১৩ ১ 25৬ (০2৪৯ 2 ৬ 2550598 টু 
০১55 খানে আইযুবকে এবং সংরক্ষণকারী তাদের উপর 
("রণ ফর) 


। 


CE ol 


swe KR 


০: 2, 5 পা. n,m, me, রর 


উপদেশ ধরূপ 


শা 
PL) 
০. 
তা 
এই. 
EL 
এ 
এ 
5 
এজ 
১. 

a 


di ET COE Oe He UTE 
দেশের দিকে প্রবাহিত হচ্ছিল । যে দেশে আমরা বিপুল বরকত দান করেছি। আমরা সব বিষয়েই পূর্ণ 
অবহিত । 

আর শয়তানগুলির মধ্য হতে আমরা বহু সংখ্যককে তার অনুগত ও অধীন বানিয়ে দিয়েছিলাম, তারা 
তার জন্য ডুবুরীর কাজ করত। এ ছাড়া আরো অনেক কাজ করত । এই সবের সংরক্ষণকারী আমরাই 
ছিলাম । 

আর এই (বুদ্ধিমত্তা, হুকুম ও ইল্মের নে'আমত) আমরা আইয়ূবকে দিয়েছিলাম | স্বরণ কর, যখন সে 
তার রবকে ডেকেছিল “আমার অসুখ হয়েছে, আর তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়াবান।” 

আমরা তার দোয়া কবুল করে নিলাম । আর তার যে কষ্ট ছিল তা দূর করে দিলাম । আর তাকে কেবল 
তার পরিবার পরিজনই দেয়নি ; বরং তাদের সঙ্গে অনুরূপ সংখ্যক আরো দিলাম- স্বীয় বিশেষ রহমত 
হিসেবে, ০০৯৮১ En 


EET OB OND CRD DS 


চস 


2092929093) 


PCG) 
ls aos nt aCe, 


SC 
সী 


85৫ 
Ce 


Ce 


0 
a et 


ৃ 22 G2 
Ee CMC 


তুদ্ধহয়ে চলে গিয়েছিল যখন 


শামিল করেছি 


রি রি, 
Da Ba Da Baa Da 


গস 
Se lat 


সন 
Mo) 


ba 


es 


Ce 


111% | 
৬৬ 
২৮ ও 
অনগব্যবের অধো 
৮৮ 2925 ১ / A Ed 
FL ES শে ক 
০৪ ৬৮ 3৮ ০ ৬৪। 


অণু ভিলাএ টি তুমি পিল মহান তুমি ছাড়া কোন ইলাহ 


4৮6৮2 > 
© ৬৫৯১৮) 


সীমাঞ্ংঘনকারীদের 


(ae 
fe 


CE 
Oe ae ala 


CSC SO SO 
a 


১ 


Red 


ডে, 
Ce ৩৪০ 


আর এই নেআ'মত ইসমাঈল, ইদরীস ও যুলকিফুলকে দিয়েছি । তারা ধৈর্যশীল লোক ছিল। 
আর তাদেরকে আমরা স্বীয় রহমতে শামিল করে নিলাম । কেননা তারা নেককার লোকদের মধ্যে ছিল। 


আর মাছওয়ালাকেও১১ আমরা ধন্য করেছি। স্মরণ কর, সে যখন ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল১২, আর মনে 
করেছিল যে, আমরা তাকে পাকড়াও করব না। শেষ পর্যন্ত সে অন্ধকারের মধ্য হতে ডাকল১৩ “নাই 
কোন ইলাহ তুমি ছাড়া, পবিত্র মহান তোমার সত্ত্বা। আমি অবশ্যই অপরাধী ৷” 


Cnr nc PG PC OG SoG nc oC 


টু 


Cen Bs HCMC Cn, Dn nt ONS 


Ol CECA Oe iG a CC 


অর্থাৎ হযরত ইউনুস (আঃ) । কোথাও নাম লওয়া হয়েছে এবং কোথাও তাকে “যনুন’ এবং ‘সাহেবুল হৃত’ 
অর্থাৎ মৎসওয়ালা এই উপাধি দেয়া হয়েছে। মৎসওয়ালা তাকে এই জন্য বলা হয়নি যে তিনি মাছ 
ধরতেন বা বিক্রয় করতেন বরং আল্লাহতা'আলার হুকুমে একটি মাছ তাকে গলধঃকরণ করেছিল সেই 
কারণে তাকে ‘মৎসওয়ালা' বলা হয়েছে, যেমন সূরা সাফ্‌ফাতের ১৪২ আয়াতে বর্ণিত হয়েছে। 

১২। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে হিজরতের আদেশ এসে তীর পক্ষে নিজ কর্তব্যস্থল ত্যাগ করা বৈধ হওয়ার 

« পূর্বেই তিনি নিজের কওমের উপর অসন্তুষ্ট হয়ে কর্তব্যস্থল ত্যাগ করে চলে গিয়েছিলেন। 

১৩। অর্থাৎ মাছের উদরের মধ্য থেকে- যা নিজেই অন্ধকারময় ছিল এবং তার উপর ছিল সমুদ্রের 
অন্ধকাররাশি। | 


ENN .E.1.0.0-3.2. 0.) ana SEES ES 


- m_w_mw-e-u.n.u.s-u-m.u_w.n.E.a.8.0.0u.5-0.B.e.m.5.0.0_ উজ জা জট সপ উই ছা উর an_a._n-e-_ UL 


21264 ZA 
তাকে আমরা উদ্ধার এবং তার 
করেছিলাম 


002020) 


2 5 

w ৮ 

০০০৮৪১৩৯১৩১ 29 Ni 

তার রবকে সে ডেকেছিল মখন যাকারিয়াকে এবং »মু'বিনদেরকে উদ্ধার করি 
আমরা 


SCC SCRE Ss SC PC) 


চব Are 1 চি রণ 2 


24 
উত্তরাধিকারীদের উত্তম তি 


C DC nC Sn, ls 


গলদ 


| ০ 


রণ 
42 


৩21 
তীর জন্যে. আমরা উপযোগী 
করে দিয়েছিলাম 


ts 


3 
Ea 
হু 


134৫ i 
১৫ 
৬১১১৯ 
নেরীরকাজনখুহের ব্যাপারে 


5 

| 
চপ 

ভীত অব” আমাদের তারা ছিল এবং 
কাছে 


BAD, 
সে 


০৫ 


তখন আমরা তার দোয়া কবুল করে নিলাম । আর চিন্তা-ভাবনা হতে তাকে মুক্তি দিলাম । আর আমরা 
মু'মিনদেরকে এমনি করে রক্ষা করে থাকি। 
আর যাকারিয়াকে- যখন সে তার রবকে ডেকে বলেছিলঃ “ হে আল্লাহ! আমাকে একাকী রেখো না, 
সর্বত্তোম উত্তরাধীকারী তো তুমিই”- 
আমরা তার দোয়া কবুল করলাম । আর তাকে দিলাম ইয়াহইয়া। আর তার স্ত্রীকে তার জন্য উপযোগী 
করে দিলাম। এই লোকেরা নেক্‌ ও পৃণ্যের কাজে প্রাণপণ চেষ্ট করত, আমাকে আগ্রহ ও ভয় সহকারে 
ডাকত এবং আমাদের নিকট ছিল ভীত-অবনত । 


JC Dn Se Os fue SCO 


AL) 


ESN OORT a Ot OOO Oa TOO RE 


202909252 


টং 
পু 


ty 


(৩০ 
(one 


yy 


Lo) 
Da 

ে 

০০০ 


Jats Bc ate OS 
Dc ls 


লে 


সূরা আল- আম্বিয়া ২১ ৯৫ পারা- ্ 


১ ৩ Gs CEG Ce ৩০০০ ডে £ 


আঘাদেশরাহ তার্যধো আমরা অতঃপর তার সতীত্বকে রক্ষা করেছিল (মারয়ায়কে) এনা 
ফুকে দিলান থে Cray) 


১ 6) ৪৫ | 950 


এই থে নিশ্চয়ই 


Er 


(037° 2242 
উন প্রত্যেককে বা নিট: তারা টুকরা টুকরা 
দিকেই (দ্বীন) করে ফেলল 
LEG কার / ৩৮৩৫ 
১৯ ১ ৩৯৮৮ ৩2 US: 


অথাহ্য হবে শা ত মু'মিন সে এ অৰ নেকী 
(তার বনজ) (হ el 5 নিক রাত 


০৯ পা ১ 2, 


(প্রত্যাবর্তন) এবং টি নি এবং 
নিষিদ্ধ লিখেরাপি) জনো আমরা 


(< 28 I ন ১9৫ 
০:০৮ mel 


ফিরে আসতে পারবে না তারা যে 


আর সেই মহিলা, যে নিজের সতীত্বের পবিত্রতা রক্ষা করেছিল১৪, আমরা তার গর্তে স্বীয় “রুহ' ফুঁকলাম 
এবং তাকে ও তার পুণ্ধকে দুনিয়াবাসীদের জন্য এক উজ্জ্বল নিদর্শন বানিয়ে দিলাম । 

. তোমাদের এই উম্মত প্রকৃতপক্ষে একই উম্মত। আর আমি তোমাদের রব। অতএব তোমরা আমার 
ইবাদত কর- 

কিন্তু (লোকদের কর্মকান্ড এই যে,) তারা নিজেদের দ্বীনকে টুকরা টুকরা করে ফেলেছে- সকলকে 
আমারই কাছে ফিরে আসতে হবে। 


em ররর Ey ভা nw, nce, EE, জপ জে প্র জজ আহ পপর আজ জং জং আআ হও, n,n. d,s, dd, sn. চ আত ও আত) হর আত; আকা জজ তা এ Ed, 


শা, 
চু 
ডা 
BD 
) 
) 
LE 
) 
জা. 
mL) 
-্ 
শষ 
রি 
Cn 
শি 
না 
- 
না 
শ্জ 
শা 
এছ 
রি 
শা 
নি 
এ 
এ, 


টু এখন যে লোক নেক আমল করবে. এই অবস্থায় যে, লি তার কাজে কোন অমর্যাদা করা হবে 
না। আর আমর! তা লিখে রেখেছি । 
৯৫, 88৯৮ EE 


আজ রা জা আআ সর রা হা n,n, nC 


রে; জা, জা) রা, প্র, রো? পা এ ws রর রা, 0 


১৪ ৯১১৯১১৮৯১১৮ 
নট 


জজ জজ 
৪৩০ বা 2 DIB TZ 
>) 7s ৯৬ 


ভঙুনি প্রতেক টু ও ইয়াজুজ মুক্তি দেয়া হবে 


ভিত ০ 2 

টি ৮০৯৮১ ৪১১১ (১০৩৬৮ ০১১৩ 

এ তখন অতঃপর সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে এবং 

রত (কিয়ামতের) - 
. ৫ 2 পরত (2 ও 91 পালা 
(১ ৩5 ৩৩ এ 5159 2৬5 ১৬০০ 


রর আমরা ছিলাম নিশ্চয়ই (এবং বলবে) কুফরী করেছিল -. (তাদের) চক্ষুসমূহ্‌ 
আমাদের দুর্ভোগ হায়, যারা 


Ems ws রা ena, wen 


/ 


। আজ জজ আআ আআ আ। জজ. আআ) আআ) জং non, wn, 


৯৬, শেষ পর্যন্ত যখন ইয়াজুজ-মাজুজকে মুক্ত করে দেয়া হবে এবং তারা সকল উচ্চতা ডিঙ্গিয়ে বের হয়ে 
পড়বে 

৯৭. এবং চূড়ান্ত সত্য ওয়াদা পূর্ণ হওয়ার সময় ১৫ নিকটবর্তী হয়ে আসতে শুরু করবে, তখন কাফেরদের চক্ষু 
__ বিস্বয়-বিক্কারিত হয়ে পড়বে । তারা বলবেঃ “হায় আমাদের দুর্ভাগ্য! আমরা এই এই জিনিস সম্পর্কে 
একেবার গাফিলতির মধ্যে পড়ে ছিলাম । বরং আমরা অপরাধী ছিলাম ৷” 
নিঃসন্দেহে তোমরা ও তোমাদের সে সব মাবুদ যাদের তোমরা পূজা-উপাসনা করতে জাহান্নামের ইন্ধন 
হবে, তোমাদেরও সেখানেই যেতে হবে ১৬। 


রা] ১৫। অথাৎ কিয়ামত সংঘটিত হওয়ার সময় । 

্াট ১৬। বর্ণিত হয়েছে মোশরেক নেতাদের মধ্যে একজন এই আয়াতের উপর আপত্তি করেছিল যে- এই ভাবেতো 

fl মাত্র আমাদেরই উপাস্য নয়- মসিহ্‌, উযায়ের এবং ফেরেশতারাও জাহান্নামে প্রবেশ করবে, কেননা 
পৃথিবীতে তাদেরও এবাদত করা হয়। এর উত্তরে নবী করীম (সেঃ) বলেন- হ্যাঁ এরূপ প্রত্যেক ব্যক্তিই যে 
একথা পছন্দ করে যে আল্লাহতা*আলার পরিবর্তে তার বন্দেগী করা হোক তাদের সাথী হবে যারা তার 
বন্দেগী করেছিল। 


mn 
Ell 
- 
জা 
চা 
চি 
এর 
ছি 
RL 
১, 
EC 
a 
এ 
নর 
nL) 
a 
গু 
এজ 
এ 
ভজ 
জা 


ও ১ জিত ও. 
(EB, জং জা un 


জেতে] 
এ 


Ry 


তত 


৯৯. 


১০০. 


১০১. 


১০২. 


১০৩, 


Re 


92. 


ৰ্‌ 
১৯৪১ 


তর 


কল্যাণ 
থেকে 


২৩৯৬৮ C 


তার ক্ষীণতম শন্দও ও ৰ 
বা শুনতে ঘারে 

্ সখা হবে তাথেকে বর 
নি 


টাটা 2 223222 5 পর্ণ 2 


95৩ তিনি চি, 2 (২ 
তারা স্থায়ী হবে তাদের মন 
(হবে) 


কন ০৪৫ 22 EL 7. 5 HSS) FD 233937 


তাদেরকে রি - এবং 


বি, 2৩ ৫৬ রে 42 


- তোমাদেরকে ওয়াদা করা হয়েছিল সেই - তির 
. (যারা) 


এরা যদি প্রকৃত ইলাহ হত তবে তারা নিশ্চয়ই সেখানে যেত না। অতঃপর সকলকেই চিরদিন সেখানে 
থাকতে হবে। 

সেখানে তারা কানফাটা আর্তনাদ করতে থাকবে। আর অবস্থা এই হবে যে, সেখানে তারা কোন 
আওয়াজই শুনতে পাবে না। 

তারপর যাদের সাগরকে আমাদের নিকট হতে ক্যাব লাত কা বলে দূর্বহ দিভ্াত করা হয়েছে তারা 
তো অবশ্যই এ হতে দূরে অবস্থান করতে থাকবে। | 
তার ক্ষীণতম শব্দও তারা শুনতে পাবে না। তারা তো চিরদিন নিজেদের মনমত দরব্য-সামগীর মধ্যে ডুবে 
থাকবে। 

চরম ও সাংঘাতিক বিপদের সময়ও তারা এতটুকু কাতর হবে না এবং ফেরেশতারা অগ্রসর হয়ে 
তাদেরকে স-সস্বানে গ্রহণ করবে। “এই তোমাদের সে'দিন বার ওয়াদা তোমাদের 89988 


3 ওঃ © {i এ 2 


বল 


সি Kner 


Uh A 


এ 29) ৫ 


. সেই দিন, যে দিন আমরা আসমানকে লিখিত দফতরগুলো গুটানোর মত গুটিয়ে রাখব১৭ক । যেভাবে 
সর্বধথম আমরা সৃষ্টির সূচনা করেছিলাম অনুরূপভাবে আমরা তার পুনরাবৃত্তি করব । এ একটি ওয়াদা 


বিশেষ যা পূরণ করার দায়িত্ব আমাদের । আর এই কাজ আমাদের অবশ্যই করতে হবে। 


. আর 'বাবুরসকিতাবে নসীহতের পর আমরা লিখে দিয়েছি যে, যমীনের উত্তরাধিকারী আমাদের নেক্‌ 


বান্দাহ্রা হবে১৭খ । 


, এতে এক মহা সংবাদ নিহিত রয়েছে ইবাদত-গুজার লোকদের জন্য। 
- হে নবী, আমরা তোমাকে দুনিয়াবাসীদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। 


তাদেরকে বলঃ “আমার নিকট যে অহী আসে, তা এই যে, তোমাদের ইলাহ কেবলমাত্র এক আল্লাহ । 


এটা একটা উপমা । অতীতকালে দলীল দত্তাবেজগুলো গুটিয়ে নিরাপদ স্থানে সংরক্ষণ করা হতো। 
এখানে বলা হয়েছে কেয়ামতে আকাশকে অনুরূপভাবে গুটিয়ে ফেলা হবে। আর এর বাস্তব অবস্থা 
কেমন হবে তা আল্লাহই ভাল জানেন। 


এই আয়াত বুঝার জন্য সূরা ‘যমর'-এর ৭৩-৭৫ আয়াত দ্রষ্টব্য । 


টা EY আজ জর -জ জজ জপ. নন্দ 
হি, হজ ২৪০৪৮ nn শিকদার ভিত লতি তল লিলি পিল পিসি পিসি পলিসি দি হজ হও হল 


5৫ VE 2 ০ ৪ ০ ভে 


1 


আমাদের এবং 
বব 


4৫ 2682 ১৫ পিপি রি ই 

ও ৩৩৪ +! ১৮ ৮ 55 পাঁচ 

bl নন ol. জানি আমি না নন 

সর্প রত ক পালা ১ রা 

৮ ১ ০৮১) ১৪৯) নু 

এবং কথায় ব্যক্ত হয় জানেন হিঃ তোমাদের ওয়াদা ৪ সঃ 

রর র 

24929 বর্ণ Bl 

G23 ১) 5 ০০১৫৫ ড. 

জানি আমি না. এবং - তোমরা গোপন কর পর 

টি যে) 

9 রর i 

6১৪ ৯ Ui ৫ : 

(শেষ পর্যন্ত | ছু কাল পযন্ত 5 

৷ রসূল) বলল সলা S 
রি / রর রর 
রঃ ৩ 4 ্ ৩৩০ ৩৫ জি নর 


এখন তোমরা আনুগত্যের মস্তক অবনত করবে কি?” 

তারা যদি অন্যদিকে মুখ ফিরায় তাহলে তুমি বলে দাওঃ “আমি তো প্রকাশ্য ভাবে তোমাদেরকে 
সাবধান করে দিয়েছি। এখন আমি জানিনা যে, তোমাদের নিকট যে জিনিসের ওয়াদা করা হচ্ছে তা 

খুব নিকটবর্তী কিংবা বহু দূরে। 

আল্লাহ সেই কথাগুলিও জানেন যা উচ্চ কণ্ঠে বলা হয়, আর তাও যা তোমরা গোপনে কর। 

আমি তো মনে করি, এ (বিলম্ব) সম্ভবতঃ তোমাদের জন্য একটা ফেতনা আর তোমাদেরকে একটা 

বিশেষ সময় পর্যন্ত স্বাদ আহ্বাদনের সুযোগ দেয়া হচ্ছে।” 

(শেষ পর্যন্ত) রসূল বলল “হে আমার রব ইনসাফ ও সত্যতা সহকারে ফয়সালা করে দাও। আর হে | 
লোকেরা, তোমরা যে সব কথা বানাও তার মুকাবিলায় আমাদের মেহেরবান আল্লাহই আমাদের জন্য ... সু 
সাহায্যের একান্ত নির্ভর ৷” 


পরশ হজ. জজ জজ. চিট রি হজ নট 
১ জজ জজ জা জা a.m. এজ Boe 


টি 
28292 


এ সূরার চতুর্থ রুকুর দ্বিতীয় আয়াত 145 “হজ্জ উদ্যাপনের জন্য লোকদেরকে আহ্বান 
জানাও”-এর আল-হজ্জ শব্দটিকে এ সূরার নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 
এ সূরায় মক্কী এবং মদীনী সূরাসমূহের বিশেষত্ব মিশ্রভাবে দেখা যায় । এ কারণে এ মক্কায় অবর্তর্ণ না মদীনায় 


5d অবতীর্ণ হয়েছে সে সম্পর্কে তফসীরকারদের মধ্যে বিশেষ মতভেদ রয়েছে । আমরা মনে করি,এর বিষয়-বস্তুতে ও র 


বর্ণনা ভংগিতে মক্কী-মদীনী উভয় লক্ষণ দেখা যাওয়ার কারণ এই যে, এর একটা অংশ মক্কী পর্যায়ের শেষ ভাগে 
এবং দ্বিতীয় অংশ মদীনী জীবনের শুরুতে অবতীর্ণ হয়েছে। এ কারণে এতে উভয় পর্যায়ের বৈশিষ্ট্য ও বিশেষত্বই 
বর্তমান। সূরার প্রথম ভাগের বিষয়বস্তু 'ও বর্ণনাতংগী স্পষ্ট বলে দেয় যে, এ মক্কায় নাযিল হয়েছে। আর সম্ভবতঃ 
মন্তী জীবনের শেষ পর্যায়ে হিজরতের কিছু কাল পূর্বে এ সূরা নাযিল হয়েছে। ২৪ নম্বর আয়াত পর্যন্ত এ অংশ 

শেষ হয়েছে। 


£পর ৮৮ 5:3! ৩ হতে সহসাই বিষয়বস্তুর ধারা পরিবর্তিত হয়ে গেছে। স্পষ্ট মনে হয়, এ আয়াত 
হতে শেষ পর্যস্তকার অংশ পবিত্র মদীনায় নাযিল হয়েছে এবং হিজরতের পর প্রথম্‌ বছর যিলহজ্জ মাসেই হয়তো 
নাধিল হয়েছে, কেননা ২৫শ আয়াত থেকে ৪১শ আয়াত পর্যন্তকার বিষয়-বস্তু হতে এ কথাই বুঝতে পারা যায়। 
আর ৩৯ ও ৪০ আয়াতের নাযিল হবার প্রেক্ষাপট হাতেও এরই সমর্থন পাওয়া যায়। এ সময়টি ছিল এমন: 
যে, মুহাজিরগণ নিজেদের ঘরবাড়ী ছেড়ে সদ্য মদীনায় এসেছিলেন। হজ্জ-এর সময় উপস্থিত হলে তখন 
তাদরে নিজেদের শহর ও হজ্জ-এর মহা সম্মেলনের কথা স্মরণ হয়ে থাকবে । আর মক্কার মোশরেকরা মসজিদে- 
হারাম (কাবার) পথ পর্যন্ত বন্ধ করে দিয়েছে বলে তারা প্রাণে বড় ব্যাথা অনুভব করছিলেন এ সময় তারা এরও 
প্রতিক্ষায় ছিলেন যে, যে যালেমরা তাদেরকে ঘরবাড়ী হতে বহিকৃতও বিতাড়িত করেছে, মসজিদের হারাম-এর 
যিয়ারত হতে বঞ্চিত করেছে এবং আল্লাহর দ্বীনের পথ অবলম্বনের কারণে তাদের জীবন পর্যন্ত দূর্বিসহ করে 
দিয়েছে। এখন আল্লাহ তাদের বিরুদ্ধে জেহাদ করার অনুমতি নিশ্চয়ই দেবেন। বস্তুতঃ এ আয়াতসমূহ নাযিল 
হওয়ার এটাই ছিল মনস্তাত্বিক পটভূমি । এতে প্রথমত হজ্জ-এর উল্লেখ করে বলা হয়েছে যে, 'মসজিদে-হারাম" 
প্রতিষ্ঠার এবং হজ্জ উদযাপনের এই ব্যবস্থা কার্যকর করা হয়েছিল এ উদ্দেশ্যে যে, দুনিয়ায় একমাত্র 
আল্লাহতা'আলার বন্দেগী করা হবে। কিন্তু আজ সেখানে শির্ক্‌ হচ্ছে এবং এক আল্লাহর ইবাদতকারী লোকদের . 
জন্যে সেদিকে যাওয়ার সমস্ত পথ বদ্ধ করে দেয়া হয়েছে। অতঃপর এই যালেমদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং দেশ 
হতে তাদেরকে বে-দখল করে দিয়ে এমন এক কল্যাণময় সমাজ-ব্যবস্থা কায়েম করার অনুমতি মুসলমানদের 


দেয়া হয় যেখানে অন্যায়, পাপ ও না-ফরমানী স্তিমিত হবে এবং পৃণ্যশীলতা ও আল্লাহনুগত্যের ভাবধারা জাথত | 


হবে। ইবনে আব্বাস, মুজাহিদ, ওরওয়া ইবনে যুবাইর, যায়দ ইবনে আসলাম, মুকাতিল ইবনে হাইয়ান, 


2357502877575777-59587555275525 বিটি তত উজ হি পি আত ত্রিশ তত a ELEN EE RR = এ. স্‌) তত তি 


naan 


RD UN DO PD 


কাতাদাহ এবং অন্যান্য বড় বড় তফসিরকার বলেছেন যে, মুসলমানদের জেহাদ করার অনুমতি দেয়ার এটাই 


প্রথম আয়াত । হাদীস ও রসূল (সঃ)- এর জীবন ইতিহাসের বর্ণনা হতে প্রমাণিত হয় যে, এ অনুমতি লাভের পর-পরই 
কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি ও তৎসংক্রাস্ত তৎপরতা শুরু হয়ে যায়। আর দ্বিতীয় হিজরীর সফর মাসে লোহিত 


সাগরের উপকূলের দিকে প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান ইতিহাসে ‘দাওয়ান যুদ্ধ' বা 'আরওয়া 


যুদ্ধ' নামে খ্যাত৷ 


প্রধান প্রধান আলোচ্য বিষয় 


এ সূরায় তিন শ্রেণীর লোককে সম্বোধন করে কথা বলা হয়েছে। তারা হল £ মক্কার মোশরেক, দ্বিধাথস্ত ও 
সংশয়াপন্ন মুসলমান এবং খাটি ও সত্যিকার নিষ্ঠাবান মুসলমান । মোশরেকদের সম্বোধন করে কথা বলার সূচনা 
হয়েছে মক্কায় । মদীনায় এসে এর ধারাবাহিকতা সম্পূর্ণ হয়ে যায়। এ কথায় তাদেরকে পূর্ণ ও জোরালো ভাবে 
সাবধান ও সতর্ক করে দেয়া হয়েছে- তোমরা তোমাদের মূর্থতাপূর্ণ ও ভিত্তিহীন চিন্তা-বিশ্বাসের ব্যাপারে চরম 
জিদ ও হঠকারিতা দেখাচ্ছ। আল্লাহকে ছেড়ে এমন সব মা'বুদদের ওপর আস্থা স্থাপন করেছ যাদের কোন শক্তি 
নেই, সামর্থ নেই। আর তোমরা আল্লাহর রসূলকে অমান্য ও অবিশ্বাস করেছ। এখন তোমাদের পরিণাম তাই হবে 
যা অতীতে এ নীতি অবলম্বনকারীদের হয়েছে। নবীকে অমান্য করে এবং নিজ জাতির সবচেয়ে ভালো ও সৎ লোকদেরকে 
অত্যাচার ও যুলুমের লক্ষ্য স্থলে পরিণত করে তোমরা নিজেদেরই ক্ষতি সাধন করেছ। এর ফলে তোমাদের ওপর 


রা আল্লাহর যে গযব নাযিল হবে, তা থেকে তোমাদের কৃত্রিম ও মনগড়া মা'বুদরা তোমাদেরকে বাঁচাতে পারবে না। 
_ এ শুধু সাবধান ও সর্তকীকরণই নয়, সেই সংগে বুঝানোর কাজও সমানে চলেছে । গোট! সূরায় বিভিন্ন স্থানে 


উপদেশ-নসীহতের উল্লেখ করা হয়েছে এবং একদিকে শিরকের বিরুদ্ধে, অন্যদিকে তওহীদ ও পরকাল বিশ্বাসের 


টা পক্ষে অকাট্য দলীল প্রমাণও উপস্থাপন করা হয়েছে। 


দ্িধাগ্রস্ত ও সংশয়াবিষ্ট মুসলমানদের অবস্থা ছিল এই যে, আল্লাহর বন্দেগী তারা কবুল করেছিল; কিন্তু এ পথে 


কোন বিপদের ঝুঁকি গ্রহণ করার জন্য প্রস্তুত ছিল না। তাদেরকে সম্বোধন করে এ সূরায় কঠোর ভাবে ভর্ঘসনা করা 


হয়েছে! তাদেরকে বলা হয়েছেঃ এ কেমন তর ঈমান? আরাম-আয়েশ ও আনন্দ-স্কর্তির সময় আসলে তো 


আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর তাঁর বান্দাহ হয়ে থাকতেও রাজী হও, কিন্তু যেখানেই আল্লাহর পথে বিপদ 


আসে, কষ্ট ভোগ করার প্রয়োজন দেখা দেয় তখন না আল্লাহকে আল্লাহ বলে মানতে রাজী হও, না তার বান্দাহ 
থাকতে সম্মত হও । অথচ তোমরা এরূপ নীতি ও আচরণ গ্রহণ করে এমন কোন বিপদ-মৃসীবতকে এড়িয়ে চলতে 
পার না যা আল্লাহ তোমাদের ভাগ্যে লিখে দিয়েছেন । 


এ সূরায় ঈমানদার লোকদেরকে সম্বোধন করে দু'ধরনের কথা বলা হয়েছে। এক ধরনের সম্বোধন তাদের 


নিজেদেরকে উদ্দেশ্য করে করা হয়েছে এবং আরব দেশের জনমতকে উদ্দেশ্য করেও । আর অপর ধরনের 


সম্বোধন করা হয়েছে কেবলমাত্র ঈমানদার লোকদেরকে উদ্দেশ্য করে। 


জজ? এ tn, ne. আতা) হাত? যা জা রা ভা জং জজ ত। রা আজ, ne, aw. 2, 


নি 
a. 
ডি 
ক 
BR 


(, 8, জজ 5 জজ তে a. edn. gu. n.n জা রা, আ) জং ও? জি আও mn 


(Es 


m,n, 0. 


৭৯২০২ 30750982016 sss Santee EM nee EE sists টি ০১৩২৩০২৩২৯৭ হজ উজ চর 


প্রথম ধরনের সম্বোধনে মক্কার মোশরেকদের আচার-আচরণের ব্যাপারে পাকড়াও করা হয়েছে। তারা 
মুসলমানদের জন্যে ‘মসজিদের হারাম' এর পথ বন্ধ করে দিয়েছে বলে তাদেরকে ভর্তসনা করা হয়েছে। অথচ 
| মসজিদের হারাম তাদের নিজস্ব ও ব্যক্তিগত সম্পত্তি নয় । কাউকেও হজ্জ উদ্যাপন হতে বঞ্চিত করার কোন 
| অধিকারই তাদের নেই। এ আপত্তিটা শুধু সত্য ভিত্তিকই ছিল না, রাজনীতির দিক দিয়ে এটা কুরাইশদের বিরুদ্ধে 
_ অতিবড় এক হাতিয়ারও ছিল। এ আপত্তির মাধ্যমে আরবের অন্যান্য গোত্রের লোকদের মনেও প্রশ্ন জাগিয়ে দেয়া 
হয়েছিল যে, কুরাইশরা এরূপ করে কেন? তারা কি হারাম শরীফের মালিক, না শুধু ব্যবস্থাপক-পরিচালক মাত্র? 
এখন - যদি তারা ব্যক্তিগত শত্রুতার কারণে একশ্রেণীর লোকেদেরকে হজ্জ করা হতে বঞ্চিত রাখে এবং তা সহ্য 
করা হয়, তা হলে ভবিষ্যতে যাদের সঙ্গেই তাদের সম্পর্ক খারাব হবে, তাদেরকেই মসজিদে হারাম এ প্রবেশে 
বাধাদান করতে এবং তাদের হজ্জ ও ওমরাহ বন্ধ করে দিতে সাহস পাবে। এ প্রসংগে মসজিদের হারাম এর 
ইতিহাস বর্ণনা করতে গিয়ে একদিকে বলা হয়েছে যে, হজরত ইবরাহীম (আঃ) আল্লাহর নির্দেশ ক্রমে যখন তা 
নির্মাণ করলেন তখন সমস্ত মানুষের জন্যই হজ্জ করার সাধারণ অনুমতি দেয়া হয়েছিল । এবং তথায় প্রথম দিন 
হতেই স্থানীয় জনগণ এবং বহিরাগত লোকদের সমান অধিকার স্বীকার করে নেয়া হয়েছিল। অপর দিকে বলা 
হয়েছে যে, এ ঘর শিরক করার জন্যে নয়, এক আল্লাহর বন্দেগী করার জন্যেই নির্মিত হয়েছিল। এখন সেখানে 
এক আল্লাহর বন্দেগী নিষিদ্ধ হবে, আর মূর্তি পূজার জন্যে হবে অবাধ স্বাধীনতা -এ খুবই আপত্তিকর পরিস্থিতি! 


দ্বিতীয় সন্বোধনে মুসলমানদেরকে কুরাইশদের অত্যাচার যুলুমের জবাবে শক্তি প্রয়োগ করার অনুমতি দেয়া 

হয়েছে। আর সেই সংগে তাদেরকে একথাও বলে দেয়া হয়েছে- তোমরা যখন ক্ষমতা লাভ করবে, তখন. 
তোমাদের আচরণ হতে হবে আদর্শ ভিত্তিক। তাদের শাসন ক্ষমতার লক্ষ্য কি. হবে এবং কি উদ্দেশ্যে তা কাজ 

করবে তাও স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে। এ কথা সূরার মাঝখানেও বলা হয়েছে, বল! হয়েছে তার শেষ ভাগেও। 

শেষ ভাগে ঈমানদার জনসমষ্টিকে ‘মুসলিম’ নামে যথারীতি অভিহিত করা হয়েছে এবং তাদের এই নামের ঘোষণা 

. দেয়া হয়েছে। আর বলা হয়েছে যে, ইবরাহীম আঃ)-এর আসল স্থলাভিষিক্ত লোক হচ্ছো তোমরা; তোমাদেরকে : 
দুনিয়ার মানুষের সমানে সত্যের সাক্ষাদানের কর্তব্য পালনের উদ্দেশ্যে দীড় করানো হয়েছে। এখন তোমাদেরকে 
নামাজ প্রতিষ্ঠা করতে, যাকাত আদায় করতে এবং উত্তম ও মংগলময় কাজ সমাধা কাতে হবে। নিজেদের 

জীবনকে উত্তম আদর্শ জীবন হিসেবে গড়ে তুলতে হবে এবং আল্লাহর ওপর ভরসা রেখে, আল্লাহর কলেমা 

প্রচারের উদ্দেশ্য জেহাদ করতে হবে এ প্রসংগে সূরা বাকারা ও সূরা আনফালের ভূমিকার প্রতি দৃষ্টি রাখলে 

বিষয়টি বুঝতে সুবিধা হবে। | ্‌ | 


পর 2১ জং জা ডা হত আহা জা জে জাজ) জা হার আ। জা. ও. 2১ তল, উর পা) জং জজ 


বশির nn. n. 


_ 
টি 
| 
শা 
EN 
চি 
চি 
টা 
চি 
০ 
চা 
হি 


998০2929৩3929 21 


sss isnt, 


২৮৮ 2256 


2৫৯ পুরা আলা 22722 


“৩১৪ 25628201822 (rr) cA 9) 


দশ তার রুকু (সংখ্যা) মাদানী ' হাজ্জ সূরা (২২) অষ্টা্তর. তার আয়াত 


Osis 2D ala | 


অভীব যেহেরবান  অশেধ দয়াবান আল্লাহর নামে ie করছি) 


% চা 2৫ er 
©) 485 1551 35 
নিশ্চয়ই তোমাদের রবকে তোমরা ভয় | 


৩ পার্ট চে পরঠ্টি 


8) As) 0 


এ 27৯ যেদিন ভয়ংকর 


i A 2A 

5 ন 7০১ ১ ০০৮০০ 
প্রত্যেকে গর্ভপাত ও সে দুধপান করিয়েছে 

(অর্থ দুগ্ধপোষ্যকে) 


5৪১৮০ ৮০৩ ও 


অথচ মাতাল সদৃশ হর 


রর 92 


Pt % 


গেকস্গসসশসাস্গপ্গসিগনহসস্গযাশিদ্নগ্তদূ্গসগগ্পহ্প্গদরস্জি Aan, nnn nnn nnn, 


হে লোকেরা, তোমাদের রবের গযব হতে আত্মরক্ষা কর। প্রকৃত ব্যাপার এই যে, কেয়ামতের কম্পন 
বড় (ভয়াবহ) জিনিস! 

যে দিন তোমরা তাকে দেখবে সে দিন অবস্থা এই হবে যে, প্রত্যেক স্তন্যদানকারিনী নিজের দুগ্ধপোষ্য 
সন্তান হতে গাফেল হয়ে যাবে । গর্ভবতী নারীর গর্ত খসে পড়বে এবং লোকদেরকে তোমরা উদ্ভ্রান্ত 
দেখতে পাবে । অথচ তারা নেশাগ্রস্ত হবে না। বরং আল্লাহর আযাবই এতদূর সাংঘাতিক হবে। 

কিছু লোক এমন রয়েছে যারা না জেনে-শুনে আল্লাহ সম্পর্কে তর্ক-বিতর্ক করে এবং প্রত্যেক উদ্ধত 
টি RN 


শিস 


পর আআ এ জা 


এ পপর 


এপ 
শা 
শা 
চন 
এ 
| 
- 
হা 
এআ 
Bl 
ne) 
‘E! 
ন 
শা 
এ 
শা 
এ 
ত 
১ 
জং 
এজ 
এ 
০৪ 


পিল, আপ ৪ আত জজ আ আআ জজ 2 হাল রজত হত জল এ লা আজ এ জলজ ইত 


সে নিশ্চয়ই তখন 9 যে কেউ 


পাহারা জা রড তা ভাজ ডা জা আতা রজার ভা usa us তত) জজ আজ আভা জা es 


অথচ তার ভাগ্যেই এ লিখিত রয়েছে যে, যে তাকে বন্ধু-রূপে গ্রহণ করবে তাকেই সে গুমরাহ করে 
ছাড়বে এবং জাহান্নামের পথ দেখাবে । 

হে লোকেরা! মৃত্যুর পরের জীবন সম্পর্কে তোমরা যদি মনে কোন সন্দেহ পোষণ করে থাক তাহলে 
তোমাদের জানা উচিত যে, আমর! তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি, পরে শুক্রকীট হতে, তার পর 
রক্তপিন্ড হতে, পরে মাংসপিন্ড হতে যা কোন আকৃতি সম্পন্নও হয়, আবার আকৃতিহীনও । (এ কথা 
আমরা এ জন্য বলছি,) যেন তোমাদের নিকট প্রকৃত সত্য সুস্পষ্ট করি। আমরা যে শুক্রকীটকেই ইচ্ছা 
করি একটি বিশেষ সময় পর্যন্ত জরায়ুর মধ্যে স্থিতিশীল করে রাখি। পরে তোমাদেরকে একটি শিশুরূপে 
ভুমিষ্ট করি। (তার পর তোমাদেরকে লালন-পালন করি,) যেন তোমরা তোমাদের যৌবন পর্যন্ত 
পৌছিতে পার। 


এড) জজ জাভা জাজ egw, 


sieges UU আছ জজ জজ প্র জা 
ose সওজ ০৪২৩০৬০০০০০০৪৯৯২০০৩৯২৪৩৭৩০৪৭৩২০৭৬৭৩৪ 


Lad Th LAL 2G SE 8৮৫5৫ 
হর ৫ 0৫8 ৩৫ 5 5 3% রিলে 


নন 


এ সন 


8D 


॥ 
হীনতম দিকে প্রত্যার্পণ কাউকে তোমাদের মধ্য আবার লে কই তোমাদের মধ্য 


bj পাপা তার A 2৩ ৮ 
2 Id > নি 
৫ এপ 62 টু ট* 
৬ 2 A id রণ 


কিছুমাত্র রে পরেও সজ্ঞান থাকে 


৮ 


By > LT PANE EA AM 2 5. 
255 ৪, ৩ ৬০০০ ১ ৬৪ 2৩ Ae) 


রহ রি উদ্গত করে এবং শ্বীতহয় ও তাসতেজ হয় পানি 


জীবিত এনব এজন্যে 
করেন মিনি 


55885 এ ০৬০৬ $ 9 


এবং প্রকৃত সত্য তিনিই আল্লাহ এজনো রি 


কিয়াখত এটা প্রমাণ এবং ক্ষমতাবান সব উপর এ এটা প্রমাণ এবং মতদেরকে 
'করেযে Ps রি তি 
* Y et) 
2৮ CO ৬১৩৯, 2 51 ১ 
মধ্য যারা পুনরুখিত 'আন্লাহ এটা প্রমাণ এবং নে সম্বন্ধে কোন সন্দেহ নেই Ie 


fm, ,s. nan, snes. nee e, nen, 


(আছে) ‘করবেন করে যে 


ডু © টি | 


3 আর তোমাদের মধ্যে কাউকেও পূর্বাহ্নেই মৃত্যু দেয়া! হয়। আবার কাউকেও নিকৃষ্টতম 
রর জীবনের দিকে প্রত্যার্পণ করানো হয়, যেন সবকিছু জেনে নেয়ার পর কিছুই 'জার্গেন৷ । তোমরা দেখতে 
রা পাও, যমীন শুঞ্কাবস্থায় পড়ে রয়েছে। পরে যখনই আমরা তার উপর পানি বর্ষণ করলাম সহসাই তা - 
if সতেজ হয়ে উঠল; ফুলে উঠল এবং তা সকল প্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপাদন করতে শুরু করে দিল। 

| ৬. এই সব কিছু এ জন্য যে, হা 25 
রং আর তিনি তো সবকিছুরই উপর শক্তিমান। “বং 
হট ৭. (এই ব্যবস্থা এও প্রমাণ করে যে.) কেয়ামতের মুহূর্তটি অবশ্যই আসবে, এতে কোই প্রকার সন্দেহের 
ঃ অবকাশ নেই। আর আল্লাহ সেই লোকদেরকে অবশ্যই উঠাবেন যারা কবরে অস্তহহিত হয়েছে। 


আছি জাজ আরা. জরা জা জজ ক জজ জী HERA তটিিতি নিরিহ REA nN An নিহিত রত হরির we. 
i EH -A HE RE AHR Ell 


তা (2: ওঠ 150 A ৪ ৫ ; 


রহ ভাগ উপর আমরা বর্মণ করি যবন অতঃপর ভ্‌মিকে তুমি দেখছ এবং. 


Ge if ; ৬2 & 52 23) ৬৩ ৬১ © 2০9 | 


NNO TENT TN NRCC NNN NCU ENN: 


fs sed, ws 


ভাত জল CR. RM, xe Rs Lod, আও 


n> ENG hu. আত চর এ হা হত 


Et 
. 
A 
এজ 
ছু 
২ 
মি 
A 
নন 
এ 


হত পে জা জা এ ss 


|. রুকু £২ 


আক জজ -আ জজ উজ টং জার nan. 


=. as হি 
চা LN EE EA EL EE AEE AER LEE ERE 


NY 2 VL AL AAA 
এ AE 
না তাহ আর (তাদেরকাছে) না বিন 


পথ নির্দেশনা (আছে a 
ঠ. 24 ® 
ed ১৯৮০ ৬৪ 22, ৩ 
৩ বিভ্রান্ত করার তার গর্দান 
রি এ 5 জন্যে মি 
৯৯1 ০৬ ASIA NC LIL 92. 
১৫১০০ ১19৩ 4 245) ১০৯০ 24৬৬ ss ১৯ 
দহনের শান্তি কিয়ামতের দিনে “তাকে আশ্বাদন আর লাঞ্ছনা . 
য়া । করাব আমরা । 
তে পণ ওরা Aw ৫8176 se GZ তা পর ৬ 
০৯১৮১ mn UES ৬৮৩৩ শর ৬১ 
A রা রি রর রে 
মুদনবারী নন আল্লাহ (এও) এবং তোমার হাত আগে পাঠিয়েছে - একারণে (বলা, হবে) 
যে | যা এটা 
ys | 555৫ 54 পা ৮ dA Et 3/2 
৮7225 


আল্লাহর ০:৮৮ কেউ কেউ লোকদের মধ্য হচ্চে এবং 


আরো কিছু লোক এমন আছে যারা কোনরূপ ইল্ম্‌, হেদায়াত ও আলো দানকারী কিতাব ছাড়াই মস্তক . 


উদ্ধত করে আল্লাহর ব্যাপারে ঝগড়া করে, যাতে লোকদেরকে আল্লাহর পথ হতে বিভ্রান্ত করা যায়। 
এই ধরনের লোকদের জন্য দুনিয়ায় ও লাঞ্ছনা, আর কেয়ামতের দিন তাদেরকে আগুনের আযাবের 
দাদ আস্বাদন করাব। 
১০. এই তোমার সেই ভবিষ্যত যা তোমার নিজের হাত তোমার জন্য রচনা করেছে। নতুবা আল্লাহ তো তাঁর 
বান্দাদের উপর যুলমকারী নন। 


১১. লোকদের মধ্যে এমন লোকও আছে যে এক প্রান্তে দাড়িয়ে থেকে আল্লাহর বন্দেগী করে? ; 


১। অর্থাৎ কুফর ও ইসলামের সীমারেখার মধ্যে দাড়িয়ে সে বন্দেগী করে; যেমন একজন দ্বিধাযুক্ত ব্যক্তি কোন 
সৈন্য-বাহিনীর এ ধারে দাড়িয়ে থাকে, যদি বিজয় দেখে তবে এসে মিলিত হয় আর পরাজয় দেখলে চুপি 
১৯৭08 


প্র BC Be প্র) ও এর হা ডি 


০ রা, RO ঠা। জা) জরা? উপ আআ) 


নি oH mL নি শি J টী Ls ts £ i fj টী £ রঃ ঢু [= 


আল-হজ্জ - ২২ ১০৭ পারা- ১৭ 


গিরি তারউপর সে নিশ্চিস্ত থাকে কোন কল্যাণ jae যদি অতঃপর 
৮2 AEA C EN Led HALAL 2 2655 22 

3 Gd FE Ske Ge ABN সি US ই 
|. দুনিয়াতে. সে ক্ষতিএন্ত ভার(আসল)চেহারার উপর  'ফিরে যায় কদর রর ৬ ত 
টী 2 হল ৯৮ কুফরিতো। 2 টা ও)! শ 
| 322 2 B32 3 / 2 ৬. পে? চট) 
1৯৮৩৩ 0) ৩:০৮ ০ \ ৮১ 4১১ ৮৪ ৯১ + ১ | 
তারা ডাকে ক্ষাতি সেই এ দে 
AL ৫৫2 Le ৫£ 5৮/72 CTA 289 2 র্‌ 
৮৬১ ১2৩৪১, ৩2 4৫4 >) ০:57) ৬2> ৩৬2 3 
এটা তার উপকার না মা আন তাকে ক্ষতি না যা আল্লাহর পরিবর্তে চর 
করতে পারে করতে পারে রর 
টা TL 2 12৫ রী tt 2 2.1 ৮ রর 
০৮১১১] এ পি ৩০ 1% ৬৩০ gS) 
নিকটতর মার 7 ন তা পথভু্টতা রি 
অধিকতর : ' পনি Sv ১ 17 5৫ চি 2 
৫ ১ 8৫ টি তি], কি A) 4৩2০ (- রর 
9 © oC | 50) > ৯ 1 ৬ সৈ 
নিশ্চয়ই সী. চার আগ্র  আভিঙাবক IE 
cA ন 
EC ৃ ক 
7 রর 218 (9 ০৯৩৪ ঞ)। & 
ভাটি টি EE কাজা করেছে ও "ঈমান এনেছ দিল মা লে আল্লাহ 
ও রঃ 2 j 
3 ৮্ত রি 212 0 কি 2214 
our ০ ৩২৪ 441 ৫১) ৮৪১০ ০ ৫ 2: 
রি bl রে আল্লাহ্‌ নিশ্চয়ই ঝর্ণাসমূহ পাতে র্‌ 


৬৫৮. পু এর 3৫ 


সিরা NG EPI 


১১ তার উপকারিতা অপেশ্চা- 


কল্যাণ দেখলে নিশ্চিন্ত হয়ে গেল, আর যেই কোন বিপদ দেখা দিল অমনি পিছনে সরে গেল। | 


তার ইহকালও গেল, গেল পরকালও। এ তো সুষ্পষ্ট ক্ষতি ও লোকসান! | 
অতঃপর তারা আল্লাহকে ত্যাগ করে সে সব জিনিসকে ডাকে যারা না তাদের কোন ক্ষতি করতে পারে, [£৪ 
না পারে তাদের কোন কল্যাণ করতে । এ তো চরমতম গুমরাহী! স্‌ 


সে তাদেরকে ডাকে যাদের ক্ষতি তাদের উপকারিতা হতে নিকটতর । নিকৃষ্টতম তার বন্ধু, জঘন্যতম 
তার সাথী! 

(পক্ষান্তরে) যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে আল্লাহ তাদেরকে নিঃসন্দেহে এমন 
458 ঝর্ণাধারা প্রবহমান থাকবে । আল্লাহ তাই করেন যাই তিনি ইচ্ছা 


৯ 


্‌ AE )| 
LD 
i 


+ A 


2 | ০ পট 226 
Al Hue. CP 
আবহ” -সাকে (রসূল সঃ কে) কক্ষণওনা। 


রি 5 ৫৫ 8৮ ৩ 


স্কি টি ফ্ৰী 


: . রাগান্বিত করে: যা" রি দি 


পণ 12/72 
| 5 533 5 4531 ও 


আল্লাহ নিশ্চয়ই আর এ SE তা আমরা নাযিল এরূপেই 
রি করেছি 


৫ | 5 চি 0299 ৩ 


ও ঈমান এনেছে যারা 


EE NE Sp এ 


পপ 


Tan ক শমেছে যাস এবং অগ্নি পুজারক ও খুটান 


৫১৫০ 2 


সম্পর্কে 


bd 


আল্লাহ 


১৮ রাই 


: . যে ব্যক্তি ধারণা করে যে, আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার কোন সাহ ধা করবেন না সে একটি রশি 
. সাহায্যে আকাশ পর্যন্ত পৌছে ওহীর ধারা রোধ করুক। এর পর দেখুব * তার কৌশল তার কোন দুঃসহ 
_ অপছুন্দনীয় জিসিন প্রতিরোধ করতে পারে কি না। 


এই ধরনের স্পষ্ট কথা সহকারে আমরা কুরআন নাযিল 'করেছি। আর ৫ হদায়াত তো আল্লাহ যাকে চান 

তাকে দান করেন। 

১৬০ সাবেয়ী, নাসারা ও মা জুসী হয়েছে এবং যারা শেরক্‌ 
করেছে--এই স্বকলের ব্যাপারই আল্লাহ কেয়ামতের দিন চূড়ান্ত ফয় সালা করে দেবেন। সবকিছুই 


ছি জর জজ হি, 


nn a a SR SoCs POR a 


io es SE EERE EOE x. tn. wc, Gn mm msm ho [টি 


87৮১৮ 


০০০ 2) 9 ৮৪১৩ (৩০ & ৩ 28) এ 


রণ 
78 নি সম্পর্কে বিতর্ক করছে বিবদমান পক্ষদ্বয় এই দুই তিনি চান 


৫ 2৪ ৩ ₹ ৮2 
ৰ 2 PL ee ৪৪ 26 Cn 
৮০৩ by — A ও ০০৪ | 


১৮, 


১৯, 


২ 


উঠি এবং SEL SL Lou ধারন করুক না কেন । 


(তার! এর বিপরীত) হয়েছে 95 ১17 


আল্লাহ নিশ্চয়ই সন্বান দাতা কোন তা,র- সেক্ষেত্রে আল্লাহ্‌ হেয় করেন 
জন্যে নাই BEE! 
1 ৭১০) Lr 


যাকে 
wd ৩৬ WES 2 4৬ এ ER 
55 127০9 22০৪০ ০১৪৮৯ ৬৬১১ ৩ ৮৬৬৯ 


দিন পোশাক তাদের জন্যে কেটে তৈরী করা ই 
| ' হয়েছে. 
তোমরা কি দেখ না, আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে রয়েছে সেই সব কিছুই যারা আসমানে ' রয়েছে, 


আর যারা যমীনে রয়েছে? সূর্য, চন্দ্র, তারকা, পাহাড়, গাছ-পালা, জন্তু-জানোয়ার এবং বহসংখ্যক 

মানুষ । আবার এমন বহু লোকও যারা আযাব পাবার অধিকারী হয়েছে । আর আল্লাহই যাকে লা'ঞ্ছিত ও 

লজ্জিত করবেন তাকে ইজ্জত দিতে পারে এমন কেউ নেই। আল্লাঃহ যা চান তাই করেন। (সিজাদ |) 

এই দুটি পক্ষ, এদের মধ্যে তাদের রব সম্পর্কে ঝগড়া হয়েছে২ । তাদের মধ্যে যারা কুফরী :করেছে 

তাদের জন্য আগুনের পোশাক কেটে তৈরী করা হয়েছে। 
চদা করার সংখ্যার আধিক্য সত্বেও তাদের! সমস্ত দলগুলোকে দুইভাবে হজ 
করা হয়েছে। একদল হচ্ছে তারা যারা নবীদের কথা মান্য করে, আল্লাহর সঠিক বন্দেগীর পথ অ বলম্বন 
করে। দ্বিতীয় দল হচ্ছে তারা যারা নবীদের কথা অমান্য করে, ও কুফরীর পথ অবলম্বন করে তচাদের 


[=O 


1] BURJ ROE REHM BOMB BRAN wu জা উজ জা উজ উজ 


যুণ্ডরগুলো_ তাদের অন্যে আর -চামড়াগুলোর ও তাদের পেটসনূহের মধ্যে যাকিছু তা দিয়ে [৮ 
রয়েছে. (মধ্যে) আছে শা 

> ভি 2 ৮১৫ রা Ee রে শা 5 সা 
৩৪ ৪৩৫ 1১৯৯ ডা ১217 ৫9১৯৩৬* ৩৪ If 
কারণে তাহাতে তারা বেরহবে যে চাইবে যখনই * লোহা ডে) ৪ 
দিয়ে | 

E 2 পা এ La 2% রত 223 চারি ৬১৫. রি 
৩ El 9৬৩৬৮ ৯১১ 5 ৩৪১ 15৩ ৮৮ |£ 
ছাল শান্তির তোমরা স্বাদ এবং তার মধ্ে তাদেরকে ফিরিয়ে ভয়ে He 

ৃ টি রি (বলা হবে) _ 5 দেয়াহধে র 

|| ও টাও 27:৫6 ক্র পাও *স্ি চা 2 ৫ রহ 
১০৮১) 1৮৮৮৮ 51১৩ ডা ০৯৩৬ ঠা OL 
নেকীর কাজ করেছে ও ঈনান এনেছে 1:77 প্রবেশ করাবেন ' আল্লাহ. নিশ্চয়ই রর 

পর্ণ ৯ পার্ট ৩ ৮০12৫ তে ঠা 5 2 ঠা 1৮ ্ 
৪3 ২০৮০ 58৭ ০০ পারি 
2১২০১ 2 ১৯৪১১) ১৪০০০ ০2 (১৯ ৩৬৯ 8 
তারমধ্যে তাদেরকে অলঙ্কৃত করা ঝর্ণাসমূহ তার পাদদেশে - জান্নাতসনূহে টী 
হবে নিত যয ৃ ই 

AID DA DPE A 24224 AL ও PL » 
21511] হ 

৩ Ett ৮1৮ 5 ৩১১ ০৮55 | ৮১০. | 
তারমধ্যে তাদের পোশাক এবং মুক্তার ও স্বর্ণের কঙ্কণ দ্বার! সহ 
(হবে) মা 

তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢালা হবে। ন্‌ 
২০, যার ফলে তাদের চামড়াই শুধু নয়, পেটের মধ্যকার সবকিছুও গলে যাবে । লী 
২১. আর তাদের শাস্তি দিবার জন্য তৈরী থাকবে লোহার গুর্জ। টে 
২২. তারা যখন ভয় পেয়ে জাহান্নাম হতে বের হওয়ার চেষ্টা করবে তখন তাদেরকে ধাক্কা দিয়ে পুনরায় তার প্‌ 
মধ্যেই ফেলে দেওয়া হবে, বলা হবে, এখন জুলার শাস্তির স্বাদ গ্রহণ কর। হী 


রুকু $ 
২৩. (অন্যদিকে) যে সব লোক ঈমান এনেছে এবং যারা নেক্‌ আমল করেছে তাদেরকে আল্লাহ এমন | 
জান্নাত-সমূহে প্রবেশ করাবেন যে সবের নীচে বর্ণাধারা প্রবাহিত হবে, যেখানে তাদেরকে সোনার | 
কঙ্কণ ও মোতির মালা দ্বারা ভূষিত করা হবে। আর তাদের পোশাক হবে রেশমের । £5 


HEEB Eres ad EE Eel Eee eee EEE EEE EEE 


ভার্ন / ৬ )৫ At I 

FU) ox 5 03৮ 15৩১১ 5 
পরিচালিত করা ও “বাণীর প্রতি 
হয়েছে (কবুলের) দেয়া হয়েছে 


1৮57০ ৫8৪৬৮ ৮ ৪৬৩৯৮০০9105 OY 


কুফরী করেছে যেন নিশ্চয়ই প্রশংসিতের পথের দিকে 


217স্। ৬৯১০ 2 2 (05৮০ 


এ 


(ny এ ৮7 রাজ রা রা জ। আআ জা, 


এ 
৮:87 ভি 


হারান 


ys 4 


m0 রা) জে 


PAN 
ও "তার মধ্যে (অর্থাৎ যারা) সমান * লোকদের জন্যে আমরা করেছি যা 
স্থানীয় বাসিন্দা (অধিকার) তা্‌ 


চা 15 ৮7 ভিত 58 ? 
০৬৯ ৬৯ : ১০৪ 2৩ 25৮ ১১৩ 
তাকে আশম্বাদন করাব জুলুম ও পাপ কাজের, তার মধ্যে ইচ্ছেকরে যে আর. বহিরাগত 
আমর৷ . অন্যায়ভাবে 
t 2 rd পর্টি ৮্ট 2 
© (991 ০০৬৬ ০2 


পে 
মর্মাস্ুদ শ]ন্তি 


=~ awn, ne, en, m,n. un. n,m ma, el 


১ এজ) জর এ হার হজ জজ ae ROR, 


২৪.  -তাদেরকে পবিত্র কথা কবুল করার হেদায়াত দান করা হয়েছে এবং তাদেরকে মহান গুণ সম্পন্ন 
আল্লাহর পথ দেখানো হয়েছে। 

২৫. যেসব লোক কুফরী করেছে আর যারা (আজ) আল্লাহর পথ হতে (লোকদেরকে) ফিরিয়ে রাখছে এবং 
সেই মসজিদে হারামের যিয়ারতে বাধা দান করছে, যাকে আমরা সমস্ত মানুষের জন্য বানিয়েছি , যাতে 
স্থানীয় বাসিন্দা ও বহিরাগতদের অধিকার সমান (তাদের আচরণ নিশ্চয়ই শাস্তি পাওয়ার যোগ্য)। 
এখানে (এই মসজিদে হারামে) যে লোকই সততার পথ পরিহার করে অন্যায়-যুলমের রীতি অবলম্বন 
করবে তাকে আমরা তীব্র যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ গ্রহণ করাব। 


(sew. গর; আপা, 


(প্র) পা, a. হা? আও 


আআ জজ এর) হজ n,n আত, তত, রং? আআ) আহহ পল) 


oR ১2 কাজও pd tL 
YC 0 BY 


fo আজ, nt, জং আজ জে আআ 


ইত ৪৩৩৯৩৪৩৪৩৪০ ৪৩২০০ ই১৪৩৪২০৪৩৯৩০৩৯৩ ১৩৯৩১৬১০৯৩৩ ৩৯১৯৯৩৯৩১৪৬ ৯৬৯৯১২৩০৩৪৬ ৯১৯৩৯৬৯১১৪৩ ৪২১৩৭১৪৭৭৬ 


বির পপ নিত | 
তে 22d > wid LG 2 ০), ৮ ৮ রর 
EX ০৬৯ > ৩ 


আমার ঘরকে  পৰিত্র রাখ ' ও কোন কিছুর 2৮ শিরক করো লা! (এ হেদায়াতসহ) 
নু যে 
(©) সিডি ৯) 5 এপ | 2 SD of DATEL 
“{সঞাকারীদের বাক্কারীদের ও (নামাজে) ও ‘তওয়াফকারীদের জন্যে 
৬, 2 5 ral যার SOMES ANZ 
1 ৮ ৫ রত রর 250 ৬৪ রর রর | K শে | 
& $532 ৪৮৩. 2০৩ 24 ও ০2!» 
g ও পদব্ৰজে তোমার নিকট হাজ্জের লোকদের নিকট ঘোষণা এবং 
রা আসবে দাও 
৬৮ র্‌ 
বীর ৬১42 ৬১ 2 2 "ও রি এ 
(9 FE ৮১ ১০5 ৬০ ~~ পে এ ৮ 
) 85 7 ক্ষীণকায় উটের সর্বপ্রকার) . 
i a রঃ হতে তারা আসবে 
ছু ee ৭ ACS 2, পণ পরি 
2 rd 4 
তর 901 ৫ 1১ ওত ৩৩ 2 1১৩22 
র্‌ f : উচ্চারণ করে ও fad Cs তারা প্রত্যক্ষ করে যেন" 
টির (যেন) (এখানে টা 
৮১ পা 55 রি 
রর চি ০৩৬ ১০৯৫4 2১৯69 
24792 0 ৫8655 35 ৪৮ রর 
চতুষ্পদ রি হাতে তাদেরকে রিযুক "যা 9১ রা নি 
দিয়েছেন 
2১ পাঠ 2 / ও 
© 3৮ (০৯ গু 1 1৯৯৮৮ ; Ge RS cals) 
অঙাণ টি ০ খ!ওয়াও ও তাহতে ৮895 গৃহপালিত 
রর 


স্মরণ কর সেই সময়কে যখন আমরা ইবরাহীমকে এই ঘরের (কাবার) জায়গা নির্দিষ্ট করে 
দিয়েছিলাম(এই হেদায়াত সহকারে) যে,আমার সাথে কোন জিনিসকে শরীক করো না। আর আমার 
ঘরকে তওয়াফকারী ও রুকু এবং সিজদাকারী লোকদের জন্য পাক রাখ । 

আর লোকদেরকে হজ্জ করার জনা সাধারণ অনুমতি দান কর। তারা তোমার নিকট সব দূরবর্তী স্থান 


হতে পায়ে হেটে ও উটের উপর সাওয়ার হয়ে আসবে, 
যেন তাদের জন্য এখানে রাখা ফায়দাসমূহ তারা প্রত্যক্ষ করতে পারে, এবং কয়েকটি নির্দিষ্ট দিনে সেই | 
উর তারা নিজেরাও খাবে | 


(os C0, aC. Mos a al, sy I, wf, ns mL OBC OG WR Ws CRG, He RC ss yy ats Rs 0 ol ay 


of, ls. Ba HB Es lo me oS 


8৮ 2৬ প৩১ বিটি 
5 ১১১৩৩ 2 £ 8৫ 2০, 


ও তাদের মানতগডলোকে ০০০ ও 


মর্মাদাসমূহের, 


Lewes Ha 


শোনান হয়েছে ঘা এবাঁতীত .  গৃহপলিতজত ' 


0% 15১1? ১$১০। 05 


- কথা ভোমরা দূরে থাক আর. রতিদমূহের 


রর নিক মালা করবে এবং জের নত পূর্ণ রবে ও এই চনত 
ঘরের তওয়াফ করবে। 

এটা (কাবা ঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য)। যে ব্যক্তি আল্লাহর কায়েম করা সম্মান-মর্যাদা রক্ষা করবে, তা তার 
নিজের জন্যই তার রবের নিকট খুবই কল্যাণকর. হবে । তোমাদের জন্য গৃহপালিত জানোয়ার হালাল 
করে দেয়া হয়েছে৪, সে'গুলি ছাড়া যা তোমাদেরকে বলে দেয়া হয়েছে, 58 
দূরে থাক, মিথ্যা কথাবার্তা পরিহার কর, ৃ | 


al 81 এখানে গৃহপালিত জতুদের হালাল হওয়ার উল্লেখ করার উদ্দেশ্য দু'টি ভুল ধার্পার অপনোদন । প্রথমতঃ 
কুরাইশ ও আরবের মোশরেকরা বহিরা, সায়বা, আছিলা ও হামকেও আল্লাহর প্রতিষ্ঠিত, 'হুরমত্র'.সৃমূহের 
অধ্যে শণ্য করতো । এজন্য বলা হয়েছে যে এগুলে| আল্লাহর প্রতিষ্ঠিত হুরমত নয় বরংঘক্জিনি সকল প্রকার 
গৃহপালিত জস্তুকে হালাল করেছেন। দ্বিতীয়তঃ এহরাম বাধা অবস্থায় খেরূপভাবে শ্মিকার করা হারাম 
সেইরূপ ভাবে একথা যেন মনে করা না হয় যে এ অবস্থায় গৃহপালিত জন্তু জরেহ করা এবং-ক্ষণ,করাও 
হারাম । এজন্য জানানো হয়েছে যে, এগুলি আল্লাহর প্রতিষ্ঠিত নিষিদ্ধ ভিনিসসমূহের মধ্যে গণ্য নয়। . 


এ 2 2 রত ১৯২০ 
ESL AEE ইউ ssn state Satie EEE 5. তই a- AER mm ২ ৪১০৬১ a a উজ ls 175 চু = “এ জি নে < হু ত 255 A যু ত্র 3 নি তু নু বিন 339 


"nesses জাভা হে জা, জা জং 
এ. আল anna আদা ea 


REE 
aan 


as এ প্রা আপা ভা জজ 
aa ও এ পু আহ আজ আহ, 


হজ ছু জা জা আ। আআ পা জা আশে nw 
পিস পীর 


টা 244 তা তে ৫ প রণ ই শি, 
2 28) 222 উন ৩০৪ > টে 
অথবা পাখী | 


৫। 


- থাকে । কিন্তু শেরক (এবং মাত্র শেরকই নয় বরং নাস্তিকতা ও জড়বাদও) অবলম্বন করা মাত্র মানুষ নিজের 


শির হেনরি তে রি রি x বাবলি 


তাকে অতঃপর আকাশ. হতে সে পড়ে 
_ ছোমেরে নিয়ে যাবে 


ভি 
টু হয়) 


একমুখী একনিষ্ট হয়ে আল্লাহর বান্দাহ হও। তার সাথে কাউকেওশরীক করো না। যে কেউ আল্লাহর 
সাথে শেরক্‌ করবে সে যেন আসমান হতে পড়ে গেল । অতঃপর তাকে হয় পাখী ছোঁ মেরে নিয়ে যাবে, 
কিংবা বাতাস তাকে এমন জায়গায় নিয়ে নিক্ষেপ করবে যেখানে তার বিন্দু বিন্দু উড়ে যাবে৫। 

এই হচ্ছে আসল ব্যাপার (তা বুঝে নাও) ৷ যে লোক আল্লাহর নিদর্শন-সমূহের প্রতি সন্মান প্রদর্শন করে 


তা অন্তরের তাক্ওয়া হতে হয়ে থাকে৬। 


এই উপমার মধ্যে আসমান বলতে মানুষের প্রকৃতিগত অবস্থা বোঝানো হয়েছে, যে অনুসারে মানুষ এক 
আল্লাহ ছাড়া অন্য কারোর বান্দা নয় এবং তৌহিদ ছাড়া মানুষের প্রকৃতি অন্য কোন ধর্ম মানে না। মানুষ 
নবীদের প্রদর্শিত হেদায়াত গ্রহণ করলে সে তার সেই প্রকৃতিগত অবস্থার উপর জ্ঞান ও প্রজ্ঞাসহ প্রতিষ্ঠিত 
হয়ে থাকে; এবং নিষ্নদিকে অবনতির পরিবর্তে আরও উচ্চতর অবস্থার দিকে ভার উন্নতি ও উত্থান ঘটতে 


স্বভাবগত অবস্থার আসমান থেকে হঠাৎ পতিত হয় এবং তাকে তখন দু'টি অবস্থার যে কোন একটির 
সন্মুখীন অবশ্যই হতে হয়। প্রথমতঃ শয়তান এবং পথগ্রষ্টকারী মানুষেরা তার দিকে ধাবিত হয় এবং 
প্রত্যেকে তাকে নিজের শিকাররূপে পাকড়ে নিয়ে যেতে চেষ্টা করে। দ্বিতীয়তঃ তার নিজের প্রবৃত্তির 
কামনা এবং নিজ বাসনা-কল্পনা তাকে উড়িয়ে নিয়ে বেড়ায়, ও শেষ পর্যন্ত তাকে নিয়ে কোন গভীর গর্তে 
নিক্ষেপ করে। 

অর্থাৎ এই সম্মান ও শ্রদ্ধা পোষণ হৃদয়ের ভক্তি-ভয়ের ফল এবং এ কথার নিদর্শন যে, মানুষের অন্তরে কিছু 
না কিনু আল্লাহর ভয় বর্তমান আছে সেজন্য সে তার চিলির পতি সম্মান দর্শন করে। 


২০ = oe ক ক নল সত নু 
.2ssnessen.aenea nee rn শম্রনসভঙনুদ তত 52585655055 জ5৮ জজ ৪০ ভে জ 6.0 usa eae 


8০-29-27-82-2-2-2--2--5--8----2--75-6-8-2-2--2-- রত ns asa. 


সুরা আল-হজ্জ - ২২ ১১৫ | পারা- ১৭ 


পু পা 


কা 


A 


(৯০ 


2.9 ৩৮৫ CATA 


দিয়েছেন 
5 lo | 25১ ৩৯ 


এক নির্দিষ্ট সময় পর্যন্ত (এই কোরবানীর জানোয়ার হতে) ফায়দা গ্রহণের তোমাদের অধিকার j 
রয়েছে৭। পরে এই গুলির (কোরবানী করার) জায়গা সেই প্রাচীন ঘরের নিকটেই অবস্থিত । 


প্রত্যেক উন্মতের জন্য আমরা কোরবানীর একটি নিয়ম নির্দিষ্ট করে দিয়েছি, যেন (সেই উন্মতের) 

লোকেরা সেই জন্তুর উপর আল্লাহর নাম নেয় যা তিনি তাদেরকে দান করেছেন৮। (এই সব বিভিন্ন [ধু 
নিয়ম-পস্থার মূল লক্ষ্য একই) অতএব তোমাদের আল্লাহ একই ইলাহ, তোমরা সেই একই আল্লাহর | 
অনুগত ও আদেশ পালনকারী হও । | 


প্রথম আয়াতে আল্লাহর নিদর্শনগুলিকে সম্মান করার সাধারণ আদেশ দান করার পর এ বাক্যাশংটি একটি 
ভুল ধারণা দুর করার জন্য এরশাদ করা হয়েছে 'হাদী'র পশুও আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে গণ্য । - 
আরববাসীরা মনে করতো এই পশু গুলিকে আল্লাহর ঘরে নিয়ে যাবার সময় তাদের উপর আরোহন করা 
চলবে না, তাদের উপর কোন ভার চাপানোও চলবে না; তাদের দুগ্ধ পান করাও চলবে না। এ সব ভ্রান্তি 
ধারনা দূর করার জন্য বলা হয়েছে যে, তাদের ছারা যে কাজ নেয়ার প্রয়োজন হয় তা নেয়া বাবে। 

- এই আয়াত দ্বারা দুটি কথা জানা যায়। প্রথমতঃ- সকল আল্লাহ প্রদত্ত শরীয়তে কোরবানী ইবাদত পদ্ধতির 
একটি আবশ্যিক অংশরূপে গণ্য ছিল। দ্বিতীয়তঃ আসল জিনিস হচ্ছে আল্লাহর নামে কোরবাণী করা যা 
সকল শরীয়তেই সমান ভাবে বর্তমান। অবশ্য কোরবাণীর সময়, ক্ষেত্র ও অন্যান্য খুটিনাটি বিষয়ে বিভিন্ন 


3১8৮১ 
J ৮ চাশিশিরি নি স্শিরিশয়াগে শশা ানরাশি রাহ রানা রা তা পাচারে 
৪ =. নিও bl চারি a তি? a “an উল ৮৩৮৬ EE BH AR MLE Mel A HEE 5285-5-55-55 5৮8 


২৪ 


ই) ০৮৫ 191 ত) 6 2০৯০০) Ee 


আল্লাহর উল্লেখ করা হয় যখন যারা (আল্লাহর হুকুমের কাছে) . সুসংবাদ দাও . আর 
লোম) (এরূপ যে) চির 


০০ রত 


ভাদের উপর আপতিত যা ত! ধৈর্য রণকারী আর: তাদের অভ্তরগুনো কেপে হা 


fr SR ‘ns lal, my us RY 


5) 


2 


সর সর সয শির সর চ ছশ 


Anson wu Ee eer nua Eee E 
চস 


স্টেট LA mn ARE HRS রা রা D 


MM | নিক দিয়েছি 

টার ৷ ৬ 02 ৫ ৫৫ ০ 
aC 

ES SARA 2% 

তোঁঃ [দের জন্যে ” আলাহল - বিদর্শনান্লীর ৬৫ তোমাদের সে গুলোকে 
+ "রয়েছে $ জন্যে আনরা করেছি 


২: (36 401 2) 14556 শ 


৬৬ 


aad তাদের উপর আল্লাহর নাম (Ue রা 
(দাড়ান অবস্থায়) 


অজ রা) জাজ জং 


৪5970 
« 


৬ 
৯০৫ আ mM এ ০ ক LPL আহ 


সে লে শা যা তে 
০ পি. আ। জা ছি হত আর 


* শর্ট জা জা) পাত, তত উট ছা. 


nan. nau. n,n, হজ জর জা জা, 
AM EM MH Maa AH Ms নে হন আত Pi 
শক সু ক 
০০ ? rn © ৯ 


Pon of আহত জা ভা 


. আর. হে নবী, সুসংবাদ দাও নিষ্টাপূর্ণ আনুগত্য গ্রহণকারী লোকদেরকে । 


৷ ৩৫১): যাদের সবস্থা এরূপ যে, আল্লাহর নামের উল্লেখ শুনতেই তাদের দিল কেঁপে উঠে, যে বিপদই তাদের 
+৮ এউপর অপিতিত হয় সেজন্য সবর করে, নামায কায়েম করে, আর আমরা তাদেরকে যে রেষক দিয়েছি, 
তা হতে তারা খরচ করে। 
আর (কোরবানীর) উটগুলিকে আমরা তোমাদের জন্য আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে গণ্য করেছি। 
তোমাদের জন্য তাতে বিপুল কল্যাণ নিহিত আছে। অতএব এ গুলিকে দাড় করিয়ে এগুলির উপর 
ডর 


পরশ 


৮ নিত রাজি রান রা লওয়া। উটকে প্রথমে দাড় করে 
70157545585 


eT: 5 


রর 
লে 


els a, U0 তা জা জজ জং উই 


বশ 
Vg 


হে কে 


এ শাল পা আপ SEE EEE EEE EERE EEE নল EEE EEN EE লিটল 
aaa ae ৬ জগ জর জে 1 হা এ -₹ 25252822 গজ আজ 85558555555 55 55555555555 WC ECE UEC EE 
m as dese Bars. nt ) টি ভি হত ও 8 লেজ ERE EE EEE EEE SE EEE ন... এড জট 


শা nn nnn nan nn 
জে সত মন 


Coe RS Cale ৩৫ % | 


তোমরা বাত এবং তাহতে তোমরা তখন তাদের পিটগুলে! ঢলে পড়ে 
খাও (অর্থাৎ প্রাণ নির্গত হয়) 


টি রি SLT pe 


een 5 এভাবে 


তাদের ১৮ 


৫ 

রিচি তোমাদের সেগুলোকে তিনি 

(তকবীর) কর যেন জন্যে নিয়ন্ত্রিত করেছেন 
১৮ | 


/ ৬১৬৪ 


তোমাদেরকে পথ 
j দেখিয়েছেন 
আর (কোরবানীর পরে) যখন তাদের পিঠগুলি যমীনের উপর স্থিত হয়১০, তখন, 
তা হতে নিজেরাও খাও, আর তাদেরকেও খাওয়াও যারা অল্পে তুষ্ট হয়ে নিশ্চুপ বসে রয়েছে, আর . 
তাদেরও যারা এসে নিজেদের প্রয়োজন পেশ করে । এই জন্ত্ুণুলিকে আমরা তোমাদের জন্য এভাবে 
নিয়ন্ত্রিত করেছি, যেন তোমরা শুকরিয়া আদায় কর। 
তাদের গোশত্‌ আল্লাহর নিকট পৌছে না, রক্তও নূয়। কিন্তু তোমাদের তাকওয়া তার নিকট অবশ্যই 
পৌছে। তিনি এ গুলিকে তোমাদের জন্য এভাবে নিয়ন্ত্রিত করেছেন, যেন তার দেওয়া হেদায়াত 
অনুযায়ী তোমরা তার তকবীর করতে পার১৯। 


১০। 'পিঠগুলি যমীনের উপর স্থিত' হওয়ার অর্থ মাত্র মাটিতে পড়ে যাওয়া নয়। বরং এর অর্থ মাটিতে পড়ে 
গিয়ে সেই অবস্থায় স্থির থাকা অর্থাৎ তড়পানি বন্ধ হয়ে প্রাণ যখন পূর্ণরূপে বহির্গত হয়ে যায়। 

১১। অর্থাৎ অন্তর দিয়ে তার মহানত্ব ও শ্রেষ্ঠত্ব মান্য কর এবং কাজের মধ্যে দিয়ে তা ঘোষণা ও প্রকাশ কর। 

_.. কোরবাণীর উদ্দেশ্য ও কারণের প্রতি এ এক ইশারা । আল্লাহতা'আলা পশুদেরকে যে আমাদের অধীন করে 
দিয়েছেন তার এই দানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য মাত্র কোরবানী ওয়াজিব (আবশ্যিক) করা হয়নি 
বরং এ জন্য ওয়াজিব করা হয়েছে যে এই পশুগুলি যার এবং যিনি তাদেরকে আমাদের অধীন করে 
দিয়েছেন তার মালিকানা স্বতুকে যেন অন্তর দিয়ে এবং কাজের মাধ্যমেও আমরা স্বীকার করি যাতে আমরা | 
কথনো এ ভুল না করে বসি যে এ সব কিছু আমাদেরই নিজস্ব মাল। . .. রি 


ইমত লম গতম ২৩৪৯১৭১১৯১৯ ৯5৯ উল ১৯০৯১৯২৯১৭৯ ‘etal enna REE teint EEE এ 


হ(6৯€)% 


FES 
pA 
প্রতিরোধ করেন. 


9198 85 Eo ৭ 201, 8৮ 28 


বিশ্বাসঘাতক প্রত্যেক পছন্দ করেন না আল্লাহ নিশ্চয়ই ঈমান এনেছে 
29,12 ০296 2৫৬5 
১ শত ৫ শে ৃ 
HUA) 
684 উ%৫৬৫ 


" ক্ষমতাবান (অবশ্যই 


22 তা ৫) ৬০১৬ ০৯১৩ 


(তাদের অপরাধ?) রে তাদের ঘর বাড়ীগুলো 
এছাড়া নয় 


ls Ho Ws, Een RN. we 


[পর পা) 


জং Ms Ny Mn, সি 


জা চা) আচ WSs 


তারা বলে যে 


(Wa. পা) ও 


আর হে নবী, নেককার লোকদেরকে সুসংবাদ দাও। 


৩৮. EU Cod OA EE ররর বস Ea 
৬ কোন খেয়ানতকারী নেআ'মত অস্বীকারকারীকে পছন্দ করেন না ।. 
.. রুকু ই ূ 
৩৯. যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদেরকেও অনুমতি দেয়া হয়েছে। কেননা তাঁর! নির্যাতিত১২। আল্লাহ 
নিশ্চিতই তাদের সাহায্য করতে সক্ষম । | 
৪০. এরা সেই লোক, যারা নিজেদের ঘরবাড়ী হতে অন্যায়ভাবে বহিস্কৃত হয়েছে। অপরাধ ছিল শুধু এতটুকু 
_. যে, তারা বলতঃ আমাদের রব তো আল্লাহ! 


১২। আল্লাহর পথে যুদ্ধ সম্পর্কে যে সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছে এ তার প্রাথমিক আয়াত। এ আয়াত মাত্র 
অনুমতি দান করা হয়েছে। পরে সূরা বাকারার ১৯০ থেকে ১৯৩ এবং ২১৬ ও ২২৪ আয়াতে অবতীর্ণ হয় 
যার মধ্যে যুদ্ধের আদেশ দান করা হয়েছে। এই আহকামগুলির মধ্যে মাত্র কয়েক মাসের ব্যবধান । 
আমাদের তহকীক মতে অনুমতি প্রথম হিজরীর যিলহজ্জ মাসে অবতীর্ণ হয় ও আদেশ বদর যুদ্ধের কিছু 
পূর্বে দ্বিতীয় হিজরীর রজব অথবা শাবান মাসে অবতীর্ণ হয়। 


RL) 
এজ 
এজ 
১ 
১ 
এ 
নি 
০৯. 
Bl 
ভা 
ml 
5) 
El 
mu 
এজ 
না 
ফি 
BY 
| 
০) 
শক 
- 


০ 
Ll 
A 

ডু 
ত 
i 
ছা 
Ld 
Fr 
রর 


জজ এ জজ কসর রৃ-হি--র-জি-স্রস্রাশ্র FEE EER a 
2৩858585825 তি ডি Sette উজ জজ ৪৩৮৯ উজ 85. 


লহ 


ol চি. 


৫ 9 রা পা 2 2 ww 2 রর 

5 Deo ১ 2 2 FSI তি ০০৪ | 

এবং ইহুদীদের উপাসনালয় ও গীর্জা! ও সংসার বিরাগীদের বিধ্বস্ত করা হত অবশ্যই না) কিছু অংশ a 
গুলে! উপাসনালয়গুলো 


2 ১ এ ৫০ রা 22 lr: 
A NN: 
আল্লাহর নান তারমধ্যে স্বরণ করা হয় 


47-57-9260 
৬৬ 


০০০৫ রি রে ্্ত 


ভার নির্দেশ আর 
দেয় 


আল্লাহ যদি এক দলকে অপর দলের দ্বারা প্রতিরোধ করতে না থাকতেন তা হলে খানকাসমূহ, গীর্জা, [ধুগু৷। 

উপাসনালয় এবং মসজিদ সমূহ- যাতে আল্লাহর প্রচুরভাবে যিক্র করা হয়- সবই চুরমার করে দেওয়া |] 

হত। আল্লাহ অবশ্যই সেই লোকদের সাহায্য করবেন যারা তার সাহায্যে এগিয়ে আসবে ১৩ । বস্তুতঃ [রি] 

আল্লাহ বড়ই শক্তিশালী এবং অতিশয় প্রবল। ্‌ |. 

এরা সেই লোক যে, তাদেরকে আমরা যদি যমীনে ক্ষমতা দান করি তবে তারা নামায কায়েম করবে, 

যাকাত দিবে, নেকীর হুকুম দিবে এবং মন্দের নিষেধ করবে । আর সব ব্যাপারের চূড়ান্ত পরিণতি 
আল্লাহর হাতে । 

১৩। দই উইল উউল লই উজ উল ন্‌ 

আহ্বান জানায়, সত্য দ্বীন কায়েম করার ও মন্দের পরিবর্তে ভালোর বিকাশের জন্য চেষ্টা-সাধনা করে | 

তারা আল্লাহতা'আলার সাহাযাকারী স্বরূপ; 885588088815838308585555188005 2 


| সহযোগী হয়। 


সেরে 


২ জ। জা রাও রা হও চি) জা: জজ? 


অস্বীকার করা এবং সাদইযানের 
হয়েছিল 


NNR, 


SNE SD Ina 2d 
৬৬ ) ৯৯ 5৬ 
তাদেরকে আমি পাকড়াও আবি অতঃএব 


করেছিলান - 
৯৮ ১৫ 5 ০ 


কেমন 
টা ৰথ 


যখন তা আমরা ধ্বংস করেছি 


নি. 
জি 
এজ, 
Bl 
) 
- 
nL 
BC 
- 
জা 


A Pc ৬ ০25 


5 ১১৯৮ 
২. তার ছাদসমূহের 


হে নবী, তারা (অর্থাৎ কাফেররা) যদি তোমাকে মিথ্যুক সাব্যস্ত করে থাকে তবে তাদের পূর্বে নৃহ-এর 
জাতি, আদ্‌ , সামুদ 

এবং ইবরাহীমের জাতি, লুতের জনগণ 

ও মাদইয়ান অধিবাসীরাও মিথ্যা আরোপ করেছে। আর মৃসাকেও অস্বীকার করা হয়েছে, মিথ্যুক বলা 
55858555775 
তাদেরকে পাকড়াও করেছি এখন দেখ, আমার দেওয়া শান্তি কি রকম ছিল৷ 

কত অপরাধী জনপদই এমন যাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি, আর আজ তারা নিজেদের ছাদের 
উপর উল্টে পড়ে রয়েছে। কত কৃপই অকেজো এবং কত প্রাসাদই ধ্বংসাবশেষ হয়ে রয়েছে। 


জ্বাল-হজ্জ - ২২ < ১২১ রিল, পায়া- ১৭ 


ৰ ত ঠন 12 057 HY রর n 
A EE EE UT Es PSE তি জিন শ্রাবন লালসা জট রি TES 


যা অন্তরগুলোঁ পু হয় শপে হয় 


? এড. 858৯2 5 ej ও 


অথচ “আযাবের জনে” তোমাকে তাড়াতাড়ি করতে বলে 


এ এ, জার 
হি এ ৫ 
ই 


১৭ 


LD NCH 
০৫ না I 


রি £2 ৰ রত 22D 
Ue eo OER 20. 


নি নি ক 
নিকট. সোদন |নন্চয়হ আগ তাঁর ওয়াদা 1৮ আল্লাহ * ভঙ্গ করবেন সক্ষণগলা' 


as 


HPD YY ODOC 


i ন 
| এই লোকেরা কি.যমীনে চলাফেরা করেনি.যে, তাদের দিল বুঝতে পারত এবং তাদের কান শুনতে : 


- 


পারত? আসল কথা এই যে, চোখ কখনো অন্ধ হয়না; কিছু দিল রথ হয় যা বুকের মৌ নিহিত 

বয়েছে। 

৪৭. এই লোকের! আযাবের জন্য তাড়াহুড়া করছে। আল্লাহ কখনই তীর ওয়াদার খেলাফ করবেন না। ফিড 
তোমার রবের নিকট এক দিন তোমাদের গণনার হাজার বছরের সমান হয়ে থৃকেসট । 


srs. « 
» 


|. ১৪ । পক ভোমানের্খড়ি হিসেবে ও আতছীরুজনে হয়না যে, আজ কোন, 


সঠিক বা অঠিক গতি অবলম্বন করা হলে কাল তার ভাল বা মন্দ ফল প্রকাশ পাবে। কোন জাতিকে যদি 
বলা হয় তোমাদের অমুক কর্ম-পদ্ধতি অবলম্বনের পরিণতি তোমাদের ধ্বংসের রূপে প্রকাশ পাবে, আর এ 
কথার জওয়াবে যদি সে জাতি এ যুক্তি দেখায় যে আজ দশ, বিশ, পঞ্চাশ বৎসর কেটে গেল আমরা এই 
কর্ম-পদ্ধতি অবলম্বন করে চলে আসছি, কই আজ পর্যন্ত তো আমাদের কোনও হানি ঘটেনি, তবে সে 
জাতি বড়ই নির্বোধ। এঁতিহাসিক ফল প্রকাশ পাওয়ার জন্য দিন, মাস, বৎসর তো দূরের কথা শতাব্দীও 


হাশর হি? হট anne, 


mm 

চি 
Bl. এর জন্য বড় কিছু ব্যাপার নয়। ন 
৪ ১৯ 
চন 
পুর ন্‌ 
2 
০০০৯০ ৬৫ উ৬ ০৬৮৯ ৩০০০০০০০৩০৪ রি Ta Asam sim! aims < ০০ টি ol ala’ el 


৩ 5৩6 ০০1১ SEA oT 
রী: অনতসমূহ দের জনে - ই HE: 


আহ শি সি ও আজ s,s. 


জা টি 18: 73 ; টা রঃ i ERT চন ny ক রি =. সু 1 


হল (এমন যে) - হত 
রী যু A i ES RATA Ee 5৫ রর LE না 
পি ৮. | Us 151 ঠ ও ভা 
৪}: না বুততা "+ তাদ্বারা ' কর্ণসমূহ অথব৷ " i Lal |: 
5 2722 পি যা. ৩ | 
51 ২. ৃ ৮) 
যু (৯ ৮১৯৬৫ ডে | ৬? ০ ঃ 


পা 


(সিএ 


3৩ ৫৫1 ৪. ৩০৬ 


সিসির ডি যা: 


8৯৯ বে ৭৯ ৮৩০ 5152 


ও. ঈমান আনে 


১ 95 5 ৪৫ 


নিক 


ঘট ৪৮. কত জনপদই এমন আছে যারা ছিল যালেম, আমি তাদেরকে পূর্বে অবকাশ দিয়েছি, পরে পাকড়াও 

| করেছি। আর সকলকে তো আমারই নিকট ফিরে আসতে হবে। 

' কুকুঃ ৭ 

৪৯. হে নবী, বলে দাওঃ “হে লোক সকল আমি, তোমাদের জন্য কেবল এমন এক ব্যক্তি যে (খারাব সময় 
আসার পূর্বে) স্পষ্ট ভাষায় সতর্ককারী"। 

.. ৫০, - অতঃপর যায়া ঈমান আনবে ও নেক্‌ আমল করবে তাদের জন্য রয়েছে মার্জন৷ ও সম্মানের রুজি। 

৫১. আর যে সব লোক আমাদের আয়াতসমূহকে হীন করে দেখাতে চেষ্টা করবে তারা দোযখের সঙ্গী হবে। ' 


চি 


জা জজ আজ পা আআ আ। আআ, ভি, জি জং) ভর. জা, জা. ভা জা. জর. 
18. ~— Dn আসা এ কত আপ? এ: an a LOL পর এআ শি পর mn. 
0 ন 5) টা 
+e. 


"হম জজ ড 
আল এ এ এ না আল 


নি 2227 দানি SR Gael EEE লো লি রতি এত ENE EEC EE GEE < 
এ ০এ-১-৪১ পে সঞ-জুসগ্র আজ্র- জ্বর জাগ্রত এ এ ও স্পিন িশিনিশিলিস্িস্ শিশির শর 


uw ৫ 3 
৯) ES *$ 0১5৫ 
2” (tt 


যখন এনাতীত কোন ihe Fi চাটা 
নবীকে রি 


৩৪ 9৮৮ 


9 es এ র্‌ ০ 
FETUS 2 0 4511 2) ৬৩ শাও হিসি 
জ্ঞানময় আল্লাহ আর তার 'আরাতকে আল্লাহ দূ করেন এরপর শয়তান গেলে দেয় 
Zr ১২ 95১9১ & EE রণ পট পাপা Y G2 
eo +a বি হ 
০ রা , 0 রি OPE 
পরীক্ষা স্বরূপ ' শয়তান ঢেলেদের যা এবপএজন্যে হয়) প্রজ্ম . 


৫২. আর হে নবী, তোমার পূর্বে আমরা যে নবী ও রসূলই পাঠিয়েছি (তার অবস্থা এরূপ অবশ্য হয়েছে যে,) 
যখন সে কোন কামনা করেছে, শয়তান তার কামনার প্রতিবন্ধক হয়েছে। এ তাবে শয়তান যা কিছু 
প্রতিবন্ধকতা. করে, আল্লাহ সে গুলিকে নিঃশেষে নিশ্চিহ করেন এবং স্বীয় আয়াতসমূহকে সুদৃঢ় ও 
পাকা-পোখ্তা করে দেন। আল্লাহ সর্ববিয়য়ে জ্ঞানী সু-কৌশলী । 

৫৩. " (তিনি এ রূপ হতে দেন এজন্য বে.) যেন শত়জ্জানের প্রবর্তিত খারাবীকে ফেতনা বানিয়ে দেন সেই 
লোকদের জন্য যাদের দিলে (মুনাফেকীর) রোগ আছে, আর যাদের দিল দোষপূর্ণ- প্রকৃত ব্যাপার এই 

যে, এই যালেম লোকগুলি হিংসা-বিছ্বেধের ক্ষেত্রে অগ্রসর হয়ে বহুদূরে গেছে। 


জজ পু. আন্ত -প.জঞ ভি. স গু জ্ঞ আ isan sansa 7 ide au nasa atacs cacao er ara. IN 
‘ane u sas saunas আআ হী ও সু জজ পা জু জী জি আছ ns sana lines suacs.ansascauaseoeas nse এয এ 


০১০৬৭ ২২. 3২৪ . ee তি 


0 ইত তোমার রবের : TE: 
০5১5 ৮65 ৫) Goh 


সরল পথের দিকে ঈমান এনেছে তে 


25 
পথ-প্রদর্শনকারী 


সার জানান লো ES পরে নে এ তোমাদের রবের নিকট হতে সত্য এবং তারা এর 
১ প্রতি, ঈমান 'আনে।, তাদের দিল অবনমিত. হয়! নিঃসন্দেছে আল্লাহ্‌ সর্বদা ঈমানদার লোকদেরকে 
* সরলসঠিক পথ দেখিয়ে থাকেন১৫। | 


১৫। | অৰ্থাৎ আহত তালের এই কে দক সনের জন্য পরীক্ষা রপ-বটি থেকে 
খৌটাকে পৃথক করার এক উপায় বরূপ করেছেন। বিকৃত মার্নসিকতা সম্পন্ন লোকেরা এই জিনিসগুলি 
থেকেই ভ্রান্ত পরিণতি লাভ করে আর এ গুলি তানের প্রথ-ভরষ্টতার অবলম্বন হয়ে দাঁড়ায় কিন্তু এই একই 
কথাগুলি থেকে শুদ্ধ অন্তকরণের লোকেরা নবী ও আল্লাহর কিতাবের সত্যতা সম্পর্কে দৃঢ় বিশ্বাস লাভ 
করে; তারা বুঝতে পারে যে, এগুলি শয়তানের দুষ্টামি-নষ্টামি; এবং এই জিনিস তাদেরকে এই নিশ্চিত 
বিশ্বাস দান করে.যে, এ দাওয়াত নিশ্চিতরূপে সত্য ও কল্যাণের আহ্বান , অন্যথায় শয়তান এর প্রতি 
এত ক্ষিপ্ত হয়ে উঠতো না। নবী করীম (সঃ) এর দাওয়াত সে সময়ে যে পর্যায়ে ছিল তা দেখে সব 
বাহ্যদশী লোকদের দৃষ্টি প্রতারিত হচ্ছিল, তারা ভাবছিল যে- তিনি আপন উদ্দেশ্যে বিফলকাম হয়ে 
'গেন্সেন। তারা নিজেরদের চোখে মাত্র এই দেখেছিল যে, মক্কার কাফেররা সফলকাম হলো আর যে 
ব্যক্তিটির বাসনা ছিল,যে, তরু জাতি তার প্রতি ঈমান আনবে, “শেষ পর্যন্ত তাকে দেশত্যাগ করতে 
হলো। লোকেরা যখন তাকে এই কথা ঘোষণা করতে দেখতেন যে ‘আমি আল্লাহর নবী এবং আল্লাহ 

"1 আমার 'সহায়-সাথী” এবং কুরআনের এই ঘোষণাগুলো ও দেখত যে নবীকে অমান্যকারী জাতির উপর 
আল্লাহর আযাব পতিত হয়, তখন ঝুঁরআন' ও নবী করীমের সত্যপ্তা সম্পর্কে তাদের মহন সন্দেহ 
.জোগতো। এই অবস্থায় তর বিরোধীরা"তার বিদ্ধ আরও অথসর হয়ে নানা কথার অবতারনা করতো $ 
কোথায় গেঁল আল্লাহর সেই সাহায্য? কি হল সেই আষাবেয় ধমকি? আমাদের যে আযাবের ভয় দেখানো ' 
হয়েছে তা এখনো আসছে না'কেন? এই আয়াত সমূহে এই কথা গুলোর উত্তর দেয়া হয়েছে। 


সুরা আল-হজ্জ- ২২ ভু ক ১২৫ পারা- ১৭ 


রর 5০ ৫ Cy 035 | 


সন্দেহের মধ্য বিরত হবে না এবং 


6525 2 0-49 ৫ EC 


oo 
আযাব ৮০০৯৮ অধরা হঠাৎ করে কিয়ামত 


2০12৯ 


তিনিফয়পাল! করে আল্লাহর টি 
দিবেন রি 


৯: Ws 14৫ 


রা ও ae 5 প্রাঃ 


50 । 25৩৫7 415৫৫ ৩ ০৮০০৪ 


নেয়াযতে পূর্ণ জান্নাতসমূহের 


ছে IBLF ETON EEN" a 
LOS PETA ECE CN CS EO আত ০) হও আহ 25 


অমান্য 
নিদর্শনারলীকে 


aa, 


আমান্যকারী লোকেরা তো তীর তরফ হতে সন্দেহের মধ্যেই পড়ে থাকবে ততদিন পর্যন্ত যতদিন না 
তাদের উপর কেয়ামতের নির্দিষ্ট সময় সহসা এসে পড়বে কিংবা এক অত্যন্ত খারাব দিনের আযাব 
নাযিল হবে। 

সে দিন বাদশাহী হবে আল্লাহর এবং তিনি তাদের মধ্যে ফয়সঁলা করে দেবেন। যারা ঈমানদার ও নেক 
আমলকারী হবে তারা নেআ'মতের পরিপূর্ণ জান্নাতে যাবে। 

আর যার কাছের হবে এবং আমাদের আয়ত-সমুহকে মিথ্যা মনে করে অানাকারী হবে তাদের জন 
অপমালকর আযাব হবে। 


| 

] 
লি. 
| পর 
হু 
IF’ 
মু 
FE: 
গন 
লা 
লী, 
= 

| 
রঃ 
EE 
1 
pf 


টা ৫৮1% 2 23) 2 256251358 
all. 1 ১৫৫০৩, A) (৫০ ১১ ৯ : 
রী তিনি অবশ্যই আল্লাহ নিশ্চয়ই আর. . ভি টি অবশাই মারা গিয়েছে [দু 


71 হে চি ৪৯৩৫ ভি 230১) 


টি 1০0৯৮ রিঘুকদাভাদের 
সে ত্য সেচ হয প্রবেশ স্থানে. টি 4) 


32.£ ১৪১৪ © > ES 2), 
যে আর 


: 
নী 
চৰ 
| 
গা 
না 
| 
FF! 


আর যে সব লোক আল্লাহর পথে হিজরত করেছে, পরে নিহত হয়েছে বা মরে গেছে আল্লাহ তাদেরকে 
উত্তম উৎকৃষ্ট রেযৃক দান করবেন । নিঃসন্দেহে আল্লাহই উৎকৃষ্টতম রেযৃকদাতা। 

তিনি তাদেরকে এমন স্থানে পৌছাবেন যাতে তারা সন্তুষ্ট হয়ে যাবে। সত্যই আল্লাহতা'আলা সর্বজ্ঞ ও 
অতীব ধৈর্য সম্পন্ন । 

এ তো হল তাদের পরিণতি । আর যে কেউ প্রতিশোধ নিবে তেমনই যেমন তার সাথে করা হয়েছে, 
উপরস্ত্ তার উপর বাড়াবাড়িও করা হয়েছে, তবে আল্লাহ্‌ তাকে অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ 
ক্ষমাদানকারী ও মার্জনাকারী। | 

এটা এজন্য যে, রাত হতে দিন এবং দিন হতে রাত বের করেন আল্লাহই । আর তিনি সব শুনেন এবং 
১২২৮ 


মর এ জাজ এজ হত আগ্রা হাম আশ্রুংআ ডি আপু শপ জা গ্রা প্র- আভা জা ভা জাজ ভা এ 
» এ আব ০৮০০ ৮ ৬ ০ ৩ ০২ কাক শি পচ আও a এ আহা এ পি সত আআ আআ আশ আপ আধ আঁ আভা আআ ও 
নি 

। 

॥ 


৮১৪ Se 


১১১ ৪ 9:৩৫ L 


হাজার জা হজ প্রা, আজ জগ উপ জজ তি ও তি ভ: ৮ 
-anaaananna.mn. টা লু আল ্ ৮. জর, 
৮ তা 


রে ৫1) ৫) ১ ১ ৮০টি 3. রব > 


পৃথিবীর মগ যাক ও আকাশনভলির . 


6 95৮4) 6৯4৫ 
পর্ণ ₹6& ৩৯০) ৫ 
£ Pare EEE] টা : 
25 ৪ 2 ০891 GH 
পৃথিবীর মধ্যে [ধু |: 
এটা এজন্য যে, চে খা ক ত নহ লট আৰা 
দিয়ে ডাকে। আল্লাহই প্রবল ও মহান । 
তোমরা কি দেখ না আরাহ আসমান হতে পানি বর্ষণ করান এবং তার সাহাব বীন শসা-শ্যামল হয়ে 
উঠে? আসল কথা এই যে তিনি সুক্ষ্ন্দর্শী ও সব বিষয়ে অবহিত ১৬। 
একান্তভাবে তাঁর-ই যা কিছু আছে আসমানসমূহে, আর যা কিছু আছে যমীনে । তিনি যে, অভাবমুক্ত 
ও সর্ব প্রশংসিত তাতে কোন সন্দেহ নেই। 


তুমি কি দেখ না, তিনি সেই সবকিছুকেই তোমাদের জন্য নিয়ন্ত্রিত ও কর্মে নিরত করে রেখেছেন-যা 
যমীনে রয়েছে; আর তিনিই নৌকা-জাহাজকে একটা নিয়মের অনুবর্তী বানিয়েছেন, তা তার হুকুমে 
নদী-সমুদ্রে চলাচল করে 


| 
ৰ 
- 
ৰ 
দা. 
, 
-ছন্ 
হন 
্ৰ 
মা 
Ll] 
চা 


uu ডা প্র, প্র আজ ড্র প্র জা, জাজ. 
এ এ এ. আপি আর ৮ আহ এ এ ও 2২ এ আআ, সে 


১৬। অর্থাৎ কুফর ও যুলমের পথগামী ব্যক্তিদের উপর আযাব নাযিল করা, ও সং বাজিলর বরন 
করা, অত্যাচারিত ও সত্যপর্থীদের উপর অত্যাচারের প্রতিশোধ গ্রহণ করা, এবং বলগ্রয়োগে অত্যাচার- |] 
রোধ সত পঞধীদের সাহাযাদান এ সব আনযাহতা-আলার এই গুণাবলীর কারণ হয় থাকে টি. 


ভ. আআ. জজ আআ জা জং আজ জা, এ, আজ ভা, 
vas nn nmnananas sn আআ আহ এ এ এক 
ঠা [ব্‌ ৰ 

॥ 

7 


মির 
২52 bt DWE BL উস তি তি 


রি স্ব LCi aie LE 


th ্ র্‌ তি 
তির হও টি 8 Bn EE 


| 3 ৫ ৪ 5. সির দুরে : নেব 


৬ "পতিত হয় যেন- আকাশকে তিনি ধরেরেখেছেন : এবং ৪ 


4:08 E25 AOL Bl 61১2১ Bl 
2:৪০০২৯৯ ০১৮ ০১৩১৬, ১1 ০৮ ১৭১৪, | 
ং নেহেরবান অ অনুনঁতি রর 


নি 
কা আর আল 


‘user nr জং আল কঃ 
ও শা বাল ৮ এ পা কাশ আন লজ কক শি, জু 
£ বি [a 


Lo) 
গে 


রশ 


ব্যাপারে ২. "করেনা (যেন) 


48 22 TEE 
928: (৫৩. (19) 6) ৮১০, 3৮৯১ { 
রি সরল সঠিক পথের সার ১ তোমার রবের দিকে তুনি ডাক এবং | 


জা ভা জং আত তি? শত শা 


এ ৮ ৮১ ৮ এ asain ০ 1a লী 5:১৮ 


sa ০ পা ৯ 


প্র কত, ভিত তত 


13 
=" নিযে 


এবং তিনিই আসমানকে এমনভাবে ধারণ করে আছেন যে, তার অনুমতি ব্যতীত তা যমীনের 
উপর আপতিত হতে পারে না। অবস্থা এই .যে, আল্লাহ লোকদের অধিকারের ব্যাপারে বড়ই দয়ার্্র 
ও অনুগ্রহ সম্পন্ন। ' 

৬৬. তিনিই তোমাদেরকে জীবন দান করেছেন, তিনিই তোমাদেরকে মৃত্যু দেন, আর তিনিই তোমাদেরকে 
পুরনায় জীবিত করবেন! সত্য এই: যে, মানুধ-ড়ই'লত্য অমান্যকারী ১৭। 

৬৭. ' প্রত্যেক উন্মতের জন্য আমরা একটি ইবাদত-প্রা নিদিষ্ট করে দিয়েছি যা তারা অনুসরণ করে চলে। 
অতএব হে নবী! তারা যেন এই ব্যাপায়ে তোমাদের সাথে ঝগড়ায় লিপ্ত না হয়১৮. তুমি তোমার 
রবের দিকে দাওয়াত দাও। নিঃসন্দেহে তুমিই সঠিক পথে রয়েছ। '- 


রঃ এ, 
আর ক Rn 


১৭। অর্থাৎ এই সব কিছু দেখা সর্তবেও নবীদের উপস্থাপিত সত্যকে তারা অস্বীকার করে চলে ।' 

. ১৮। অর্থাৎ পূর্বযুগের নবীরা নিজ নিজ যুগের উম্মতদের জন্য যেমন এক ইবাদত পদ্ধতি নিয়ে এসেছিলেন | 
. সেইরূপ এই যুগের উন্মতের জন্য তুমি এক ইবাদত পদ্ধতি নিয়ে, এসেছ। সৃতরাং এ নিয়ে তোমার সঙ্গে | 

জরা রাতে রহ 

ইবাদত পদ্ধতি । 


। জা ® 

Bytes. a aKa nn na 
১» TEESE: EOE ঃ 

। £ 2 

or 


হত ১০২০ জর এ জা রা 
ছি তা চার জে জা জে ১৮ এ রা ভা হা নাজ্ঞা তা আা 


শুব আনেন আল্লাহ মা আর 


রে ৮3 2 55 ICN ৫৫ 
ro) 


৫56 5 985 20 ৫6৫) 


এবং সহজ আল্লাহর নিকট 


OE নস 


নেই যার আর কোন দলীল লেস বই কহ (এমন কিছ) আল 


তারা খদি তোমার সাথে ঝগড়া করে তবে তুমি বলে দাও, “তোমরা যা কিছু করছু তা আল্লাহ খুব ভাল |] 


করেই জীঘ্েন। 

আল্লাহ কেয়ামতের দিন তোমাদের পরস্পরের সেই সব বিষয়ের ফয়সালা করবেন যে সব বিষয়ে 
তোমরা মতভেদ করতেছিলে।” টে 
তোমরা কি জান না যে, আসমান ও যমীনের সবকিছুই আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত? সবকিছুই এক |? 
কিতাবে লিপিবদ্ধ রয়েছে। আল্লাহর পক্ষে এটা কিছুমাত্র কঠিন নয়্‌। 
এই লোকেরা আল্লাহকে বাদ দিয়ে সেই সবের ইবাদত করে যাদের অনুকূলে না.তিনি কোন সনদ 
নাযিল করেছেন, আর না তারা নিজেরা সেই সবের বিষয়ে কোন জ্ঞান রাখে। এই ালেমদের জন্য 
কোন সাহায্যকারী নেই। 


সূরা আল-হজ্জ-২২ ১৩০ পারা- ১৭ 


22 I | | রর Es ৩ রত 
৪১ Y 2১৯ ও রে ES Ee | 
-: 2 7229 > Dy 
[CAUSE রি 0256 HS 5S ০১ 


রা 
১১০ আক্রমণ করবে তারা "মনে হয় যেন ঘৃণাভাব অল করেন 


2৮ * |: 


১০৬ SE ৮৮ 26৩ 6 


৮ বল ০৪০-৬ তাদের দিত 


রিচি 2 551. 28) (2৩5 3 50 ১25১ 2 
আগুন 


রী তদের জন Self ose 
=e ) : 


আর তাদেরকে যখন আমাদের স্পষ্ট আয়াতসমূহ শুনানো হয় তখন তুমি দেখতে পাও যে, সত্যের 

দুশমনদের মুখের চেহারা খারাব হয়ে যাচ্ছে । আর মনে হয়, তারা এখনই সেই লোকদের উপর ফেটে 

পড়বে, যারা তাদেরকে আমাদের আয়াত শুনায় । তাদেরকে বলঃ “আমি কি তোমাদের বলব, তা - 

হতেও নিকৃষ্ট জিনিস কি?- তা হল আগুন আল্লাহ তা দেয়ার ওয়াদাই করে রেখেছেন, সেই লোকদের : [৪8 
* জন্য যারা সত্য কুবল করতে অস্বীকার করে এবং তা অতিশয় থারাব পরিণতি ।” = | 


: হে লোকেরা একটি দৃষ্টান্ত দেয়া যাচ্ছে। একটু চিন্তা করে মনোযোগের সাথে শোন। আল্লাহকে বাদ | 
দিয়ে যে সব মাবুদদেরকে তোমরা ডাকছ তারা সকলে মিলে একটি মাছিও পয়দা করতে চাইলেও তা ন 
পারেনা। ' [i 


বলবার রাবারের পে শোতে "ai an aa sn sls uaa ns a ne 


‘£1 চি... 5৪১ ১৫ 2.৮" 8 
ই ডা উদ্ধার করতে পাঠে না কোন কিছুই মাছি তাদের থেকে ছিনিয়ে নেয় যদি আর 
৫০৪৫ 22 র্‌ 
রা ES a ° নি টি 
রহ + 5 
কা ACE এ ৪৩০ ৫ 2 52৬ টি Kae ডু 
প্‌ ঃ 
না এ টিন শা (লও দূর্ব) ার্থনাকারী | 
** | 52,48 4 ৬) % RAE TA টী 
gl 2 ০৪১৮ ৮55০ ৩৮ ৮৮৪৩৩ ৮ 201 
| (বন্ুভঃ) পরাক্রমশালী শক্তিমান অবশ্যই আল্লাহ নিশ্চয়ই তাঁর মর্যাদা যথোচিত. আল্লাহর ত 
পট Ar ১১০ পু 
সর পো ; 
: sO 55 $ Sn 34 ৪ ৪০৪ পু 
‘5 লোকদের  মধ্যহতেও আর বাণী বাহকরূপে ফেরেশতাদের.» সন হতে মনোনীত করেন রর 
না ভি তে চিত sd 2d 92 (2? 5 ৬১ | ও) রি 
রা ASE | (৬৮ নু চল রি টি ৬৮০ নত 
টা *. তার্দের সমুখে ধা তিনি জানেন "সৰ দেখেন সব গুনেন আগ্রহ নিশ্চয়ই হর 
রা... আছে), নি 
ডু টা ১ রে: 
8 BL! 51১৩ ৩৪০০ 5 ৫. 15 ৩৫৬ ৫৬ 
: : তোরা ইবাদত ও টি ও ওমরা রুক্‌ ঈনান এনেছ যার. হে 


৪ / 22 Ad 2 4/2 ১৫৫৫ 
& ০১১৪ বে Ea) SS 


সফলকান হতে পার 


বরং মাছি যদি ভাদের নিকট হতে কোন জিনিস কেড়ে নিয়ে যয তবে ভারা জ ছাড়িয়েও 
নিতে পারে না। সাহায্য প্রার্থনাকারীরাও দূর্বল, আর যাদের নিকট সাহায্য চাওয়া হচ্ছে তারাও দূর্বল । 
এই লোকেরা আল্লাহর মর্ষাদাই বুঝল না, ০০০০১০০১৮০৪ যে, 
শক্তিমান ও মর্যদাশালী তো এক আল্লাহই । 
লি 
করেন এবং মানুষের মধ্য হতেও। তিনি সব শোনেন, সব দেখেন। 

যা কিছু তাদের সামনে রয়েছে তাকেও তিনি জানেন. আর যা কিছু তাদের হতে লুকিয়ে তাও তিনি ৪ 
জানেন। এবং সমস্ত ব্যাপার তারই দিকে প্রত্যাবর্তিত হয়। ্‌ 
হে ঈমানদার লোকেরা। রুকু এবং সিজদা কর, তোমাদের রবের বন্দেগী কর, নেক কাজ কর; তার 
Ee TUTE NC CNN 


ব্যাপারে তোমাদের উপর আরোপকরেছেন 


25 ou 

৫০? b Cp Ed 
(অর্থাৎ) 
ইবরাহীমের 


2৬ 


এ দিন এ 6 


০০৪৫ 


1৩:৪০ ০১০ ORD IS 0 
জোয়ার হল ba ji 


DL DAS 
22 CEE / নি ১ 2৯50 ০৬ 
নী 1৮৮৪১ ০ ৫৫ ৩৪ কি, 
এন হিটার কর পুভরাং সমণ্ত লোকদের উপর সাক্ষী তোমরাও টি 


» Ah 1১৪৪) 2 ESA EX 


আল্লাহকে ৮. তোমর৷ আকড়ে ধর 


৪289) ৯ 5. 15 aa 
সাহায্যকারী 


আর অভিতাবক . 
কত 


আল্লাহর পথে জেহাদ কর যেমন জেহাদ করা উচিত। তিনি তোমাদেরকে নিজের কাজের জন্য বাছাই 
করে নিয়েছেন। আর দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন সংকীর্দতা চাপিয়ে দেননি । তোমরা 
তোমাদের পিতা ইবরাহীমের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত হও। আল্লাহ পূর্বেও তোমাদের নাম “মুসলিম' 
রেখে ছিলেন, আর এই (কুরআনেও তোমাদের এ-ই নাম), যেন রসূল তোমাদের জন্য সাক্ষী হয়, 
আর তোমরা সাক্ষী হও সমস্ত লোকের জন্য । অতএব নামায কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহকে 
শক্তভাবে ধারণ কর। তিনিই তোমাদের মাওলা-মুনীব ৷ তিনি বড়ই উত্তম মাওলা, বড়ই উত্তম 
সাহায্যকারী । 


লে 


সুরা আল মুন -২৩ ১৩৩ ্‌ পারা- ১৮ 


টে লট 


টন 


“সূরার প্রথম আয়াত ৩১ ১৮4) £441 ০. এর আল-মু'মেনুন' শব্দ দ্বারা এ সূরার নামকরণ করা হয়েছে। 
নাযিল হওয়ার সময়কাল 


বর্ণনাভংগী ও বিষয়বস্তু উভয় হতে প্রমাণিত হয় যে, এ সূরা রসূলে করীম. (সঃ)-এর মন্কী জীবনের 
" মাঝামাঝি সময়ে নাযিল হয়েছিল। পটভূমিতে স্পষ্ট মন হয়, এ সময় নবী করী (সঃ) ও কাফেরদের মধ্যে প্রচন্ড | 
ছন্দ চলছিল। কিন্তু তা সত্তেও এখনো কাফেরদের যুলুম-নির্যাতনের মাত্রা খুব বেশী জোরদার হয়ে উঠেনি। ৭৫- | 
৭৬ নং আয়াত হতে পরিষ্কার ভাবে প্রমানিত হয় যে, এ সূরাটি মক্কার কঠিনতম দুর্ভিক্ষের সময় অবতীর্ণ | 
হয়েছিল । আর নির্ভর যোগ্য বর্ণনা হতে একথা প্রমাণিত যে, এ এই মধ্যম যুগেই সংঘটিত হয়েছিল। উরওয়া 
ইবনে যুবাইর বর্ণিত হাদীস. হতে জানা যায়, এ সময় হযরত উমর (রাঃ) ঈমান এনেছিলেন তিনি আব্দুর রহমান 
ইবনে আব্দুল কারীর সূত্রে হযরত উমর (রাঃ)-এর একটি কথা উদ্ধৃত করেছেন। হযরত উমর (রাঃ) বলেন “এ 
সূরাটি তার সামনেই নাযিল হয়েছে।” তিনি নিজে নবী করীম (সঃ)-এর ওপর অহীর বিশেষ অবস্থা সৃষ্টি হতে 
দেখতে পেয়েছিলেন পরে নবী করীম সেঃ) যখন তা হতে অবসর পেলেন, তখন তিনি বললেন, “এই মাত্র 
আমার প্রতি এমন দশটি আয়াত নাযিল হয়েছে, যার মানদন্ডে কেউ উত্তীর্ণ হলে সে নিঃসন্দেহে জান্নাতে যাবে” 
অতঃপর তিনি এ সূরার প্রাথমিক আয়াতসমূহ পড়ে শুনান। ( আহমদ, তিরমিযী, নাসায়ী, ও হাকিম) 
আলোচ্য বিষয় 
এই সূরার কেন্দ্রীয় কথাটি হচ্ছে রসূল (সঃ)-এর আনুগত্য । সমস্ত ভাষণটি একে কেন্দ্র করেই আবর্তিত । কথার 
সূচনা করা হয়েছে এভাবে যে, যে সব লোক এ নবীর কথা মেনে নেবে, তাদের মধ্যে এ সব গুণ সৃষ্টি হবে। আর | 
নিঃসন্দেহে এ লোকেরাই দুনিয়া ও আখেরাতের কল্যাণ লাভের অধিকারী । অতঃপর মানুষের সৃষ্টি, আসমান-মমীন | 
শি] সৃষ্টি, উদ্ভিদ ও জত্তু-জানোয়ার সৃষ্টি এবং বিশ্বলোকের অন্যান্য নিদর্শনাবলীর দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এ |} 
| হতে থে কথাটি লোকদের মন মগজে দৃঢ়মূল করে দেয়া উদ্দেশ্য তা এই যে, তওহীদ ও পরকালের যে মহত্ব ও 
সত্য মেনে নেয়ার জন্যে নবী তোমাদেরকে দাওআত দিচ্ছেন, তোমাদের নিজস্ব সত্ত্বা ও সমগ্র বিশ্ব ব্যবস্থাই 
অকাট্য ভাবে সাক্ষ্য দিচ্ছে- প্রমাণ করছে যে, তা সবই সত্য । পরে নবী-রসুলগণের. এবং তাদের উম্মতের 
কাহিনী বলতে শুরু করা হয়েছে। এ বাহ্যত কাহিনী হলেও আসলে এ পন্থায় কয়েকটি জরুরী কথা শ্রোতাদের 
কানে পৌছে ও তাদেরকে বুঝিয়ে দেয়া হয়েছে 


প্রথম- এই যে, আজ তোমরা হযরত মুহাম্মদ (সঃ)-এর দাওয়াত সম্পর্কে যে সন্দেহ প্রকাশ করছ, যে প্রশ্ন বা |. 

আপত্তি উথাপন করছ তা নতুন কিছুই নয়। পূর্বকালেও যে সব নবী-রসূল দুনিয়ায় আগমন করেছিলেন- যাদেরকে [| 

তোমরা নিজেরাই আল্লাহ প্রেরিত বলে বিশ্বাস কর- তাদের সকলের প্রতিই নে সময়ের জাহেল ও মূর্খ লোকেরা | 
ঈ। নানারপ প্রশ্ন ও আপত্তি উথাপন করেছিল। এখন ইতিহাসের শিক্ষা কি বলে তা লক্ষ কর। প্রশ্ন ও আপত্তি [& 

| উত্থাপন কারীরা হকপন্থী ছিল, না নবী-রসূলগণ, তা একবার ভেবে দেখ। |: 


৪৮০৪, 
(০০৫ 


8১০০ ৪৪ রি | 1 পারা- ১৮ 


fl ro এই যে, তওহীদ ও পরকাল সম্পর্কে হযরত মহমদ (সঃ) যা কিছু শিক্ষা দিছেন, রেলে : 
3 বা : 


রা কৃতী এই যে, যে সব জাতি নবী-রসূলদের কথা শুনেনি, বরং ক্রমাগত ভাবে তাদের বিরুদ্ধতা করেছে, তারাই 

নি শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। 

হ্‌ চতুর্থ এই যে, আল্লাহর নিকট হতে সকল কালে একই দ্বীন এসেছে, সব নবী-রসুল একই উন্মতের লোক ছিলেন ।- 
টি! সেই মূল একই স্ীন ছাড়া দুনিয়ায় যে বিভিন্ন ধর্ম দেখতে পাচ্ছ তার সবই মানুষের মনগড়া ৷ এ সবের মধ্যে কোন 
চু একটিও আল্লাহর তরফ হতে নাধিল হয়নি । 

| এসব কাহিনী বলার পর লোকদেরকে বলা হয়েছে যে, দুনিয়ার-জীবনের সচ্ছলতা, ধন-সম্পদ, লোক-বল, বংশ- | 
পলা বল, দাপট, জাকজমক, চাকর-নফর, প্রতাব-প্রতিপত্তি, ক্ষমতা ও আধিপত্য- এ সবের কোন একটিও এ রাখা |} 
প্রমাণ করে না যে, এ যাদের আছে তালা সব হকপছ্থী হবে। এ গুলো হওয়া বুঝি হক পন্থী হওয়ায়ই আঅরকাটিয রর 
টা প্রমাণ? না তা নয়। পক্ষান্তরে কারো গরীব ও দুর্দশাগ্রপ্ত হওয়াও এ কথার প্রমাণ নয় যে, আল্লাহ্‌ বুঝি তার ও 

প্লট তার আচার-আচরণের প্রতি অসস্তুষ্ট। , এও ঠিক নয়। আল্লাহর নিকট কারো প্রিয় বা অপ্রিয় তথা | 
{| অভিশপ্ত একান্তভাবে নির্ভর করে জার ঈমান, তার আল্লাহর প্রতি আনুগত্য ও ন্টায়বাদিতার ওপর । এসব কথাও বলা হয়েছে | 
| এ জন্য যে, এ সময় নবী করীম (সঃ)-এর দাওয়াতের বিরুদ্ধে যে বিরুদ্ধতা ও প্রতিবন্ধকতা হচ্ছিল, তার আসল |} 
|| হোতা ছিল মক্কার শেখ, বড় বড় সরদার ও গোত্রপতি। তারা নিজেরা এ অহমিকতা বোধ করত এবং তাদের 

| প্রভাবিত লোকেরাও এ ভুল ধারণায় নিমজ্জিত ছিল যে, যাদের ওপর নে'আযত বর্ষিত হচ্ছে এবং যারা কেবল 

| সন্মুখের দিকেই এগিয়ে যাচ্ছে তাঁদের প্রতি আল্লাহ ও দেবতাদের অনুগ্রহ নিশ্চয়ই রয়েছে। আর এই সব দরিদ্র ও 

| মর্যাদাহীন লোক- যারা মুহাম্মদ (সঃ)-এর সংগী-সাথী -তাদের অবস্থাই প্রকাশ ও প্রমাণ করছে যে, আল্লাহ 

| তাদের পক্ষে নেই, বরং দেবতারা তো তাদের প্রতি অসস্তুষ্ট, ক্রুদ্ধ । এদের ওপর তাদেরই ঘা পড়েছে। এ সূরায় 

| এসব চিন্তাধারার অসারতা তুলে ধরা হয়েছে। এরপর নবী করীম (সঃ)-এর নবুয়্যতের ব্যাপারে মক্কাবাসীদেরকে 
| নানাভাবে আশ্বস্ত ও বিশ্বাসী বানাতে চেষ্টা করা হয়েছে। পরে আরো বলা হয়েছে যে, তোমাদের ওপর এই যে 
| দুৰ্ভিক্ষ, এ একটা বিশেষ সতকীকিরণ, এ দেখে তোমাদের সতর্ক হওয়া ও ঠিক পথে আসা উচিত। অন্যথায় কঠিন 

পা শান্তি নেমে আসবে; তখন আর আত্মরক্ষা করতে সমর্থ হবে না। 


| অতঃপর বিশ্বলোকে বিক্ষিপ্ত এবং স্বয়ং তাদরে নিজেদের মধ্যে অবস্থিত নিদর্শনসমূহের প্রতি পুনরায় দৃষ্টি আকর্ষণ | 
| করা হয়েছে। মোট বক্তব্য হলো এই যে, তোমরা চোখ খুলে দেখ যে তওহীদ ও মৃত্যুপরবর্তী জীবনের | 
| মহাসত্যতার কথা এই নবী তোমাদেরকে বলছেন তার বাস্তব প্রমাণ কি তোমরা চারদিকে প্রকট দেখতে পাও না? | 
লট তোমাদের জ্ঞান, বুদ্ধি, বিবেক ও প্রকৃতি কি এর সত্যতা ও ন্যয্যতা প্রমাণ করে না? 


॥| পরিশেষে নবী করীম (সঃ)-কে হেদায়াত দান করা হয়েছে। বলা হয়েছে, এ লোকেরা তোমাদের বিরুদ্ধে যতই 
ছু] খারাব আচরণ করুক না কেন, তোমরা কিন্তু ভালো পন্থায়ই এদের প্রতিরোধ করবে। শয়তান যেন তোমাদেরকে 
| কখনো খারাবের জওয়াবে খারাব কাজ করতে উত্তেজিত করতে না পারে, সে জন্য সতর্ক থাকবে । উপসংহারে 
[| সত্য ও হক দ্বীনের বিরোধী লোকদেরকে পরকালের জওয়াবদিহি সম্পর্কে ভয় দেখানো হয়েছে। তাদেরকে 

[| সাবধান করা হয়েছে এই বলে যে, তোমরা সত্য দ্বীনের দাওআত এবং তার অনুসারীদের সঙ্গে যা কিছু করছ 
* 78551১85885, 


oct 22 পা ১ ৫৭৯ 


৪৫৫ 952৮১ rm 
৬ তার রুকু (সংখ্যা) মক্কী দুদ সুরা (২৩). 


০১৪৮1 ০৮-৪ 45124) 
এ অপেষ দয়াময় আল্লাহর 128, 


23 সর পর 25 227 421 


৫৮৯০০ রি 24 ee ৬৩]: 


নিশ্চিতই কল্যাণ লাভ করেছে ঈমান গ্রহণকারী লোকেরা। 
যারা-নিজেদের নামাজে ভীতি ও বিনয় অবলব্বন করে, 
যারা বেহুদা কাজ হতে দূরে থাকে, 

যারা যাকাতের পদ্থায় কর্মতৎপর হয়, 

যারা নিজেদের জজ্জাস্থানের হেফাযত করে১, 


এর দুটি অর্থঃ ১. নিজের দেহের লজ্জা উপযোগী অংশগুলি আবৃত করে গুপ্ত রাখেন অর্থাৎ নগ্নতা থেকে 
বিরত থাকে ও নিজের সতর (লজ্জা স্থান) অন্যের সামনে উন্মুক্ত করে না। ২. নিজের পবিত্রতা ও সতীত্ব 
সুরক্ষিত রাখে অর্থাৎ যৌন ব্যাপারে বন্ধনহীন স্বাধীনতা অবলম্বণ করে না এবং ইন্দ্রিয় কামনা চরিতার্থতায় 


উৎশৃঙ্খল নয়। 


5 রেটে এ পর্পোর্টি ৫ LV 

৬০৬ | - ৰ 
HE মালিক হয়েছে বা 
CD) j 


YS £1, 


টু ৮০41৭ 22 


এ 


এঁসবলোক 

574 / 37 ॥ 

৮৬০ ৫ | 55 20০৯ 

তারা হেফাজত করে তাদের নানাজসমূহের ক্ষেত্রে তারা জেল এবং সংরক্ষণকারী 


পে সাও 2971 


টে 4 
2০5১১) ১৯৮ ৫৯ 60% (৪ SYS 
এসবলোক 


ফিরদাউনের (সেই) তারাই 
সরে উত্তরাধিকারী 


1 ১৬ ১০৯ 
€) ০5৩১৯ ৩ ~~ 
চিরস্থায়ী হবে তারমধ্যে তারা 


নিজেদের স্ত্রীদের ছাড়া এবং সেই মেয়েলোকদের ছাড়া যারা তাদের দক্ষিণ হস্তের মালিকানাধীন 
আছে২। এই ক্ষেত্রে (হেফাযত না করা হলে) তারা ডৎসনাযোগ্য নয়। 

অবশ্য এদের ছাড়া অন্যকিছু চাইলে তারাই সীমালংঘনকারী হবে! 

যারা তাদের আমানত ও তাদের ওয়াদা-চুক্তির রক্ষনাবেক্ষণ করে। 

"এবং নিজেদের নামায সমূহের পূর্ণ হেফাযত করে। 

এই লোকেরাই সেই উত্তরাধিকারী 

যারা উত্তরাধিকার হিসাবে ফেরদাউস পাবে এবং সেখানে চিরদিন থাকবে। 


অর্থাৎ দাসীরা। যুদ্ধে যাদেরকে প্রেপ্তার করে নিয়ে আসা হয় ও বন্দী বিনিময় না হলে যাদেরকে ইসলামী 
রাষ্ট্রের পক্ষ থেকে কারুর মালিকানা সত্তর অধীনস্থ করে দেয়া হয়। 


ক আল- ৯ ১, ১৩৭ 


99 Ee 8 বে 
সৃষ্টি করেছি এবং 


211৮৮. 


বার রানা মেরা 
এরপর মাটির 


চা তা ৪৫৫ ৫ 


মাংশপিন্ডকে আমরা অতঃপর 
সৃষ্টি করি 


আমরা মানুষকে মাটির সার হতে বানিয়েছি। 

পরে তাকে এক নিরাপদ স্থানে শুক্র হতে সৃষ্টি করেছি। 

পরে এই ফোৌটাকে অর্থাৎ শুক্রকে জমাট-বীধা রক্তে পরিণত করেছি, তারপর এই জমাট-বাধা রক্তকে 
মাংসপিভ বানিয়েছি। একেই অস্থি-মজ্জা বানিয়েছি। এই অস্থি মজ্জার উপর গোশত দিয়ে ঢেকে 
_দিয়েছি। শেষ পর্যন্ত তাকে অপর এক সৃষ্টি রূপ দিয়ে দাড় করিয়ে দিয়েছি । অতএব বড়ই বরকত 
সম্পন্ন হচ্ছেন আল্লাহ যিনি সব কারিগর হতে উত্তম কারিগর । 


অর্থাৎ যদিও পশুদের সৃষ্টিতেও ও সব কিছু হয়ে থাকে কিন্তু আল্লাহ এই সৃষ্টি কাজের ঘারা মানুষকে আর 
এক প্রকারের সৃষ্টিরূপে গড়ে তুলেছেন যা পশুদের থেকে সম্পূর্ণ ভিন্ন । 


' সূরা আল- ও -২৩ | দি 


টে POEL 
(৯ 12 ১62 


এন্স পল 


্ বর ad ad. পে 22 ৫০ ৮০৫ 
Ie 2০ SS উর 0 242 


ভিত ৪০১০ নিশ্চয়ই আর পুনরুিত করা হবে “কিয়ামতের 


eC ৩9 ৫ 1 5902১৪৮ 
অমনোযোগী 


৫1 


[কাশ 


এর পর তোমাদেরকে অবশ্যই মরতে হবে 
এবং পরে কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই পুনরুথিত হতে হবে। 
আর তোমাদের উপর আমরা সাতটি পথের সৃষ্টি করেছি । সৃষ্টি-কার্য ব্যাপারে আমরা কিছুমাত্র 


অমনোযোগী ছিলাম না৫। 
আর আসমান হতে আমরা ঠিক অনুমান মত এক বিশেষ পরিমাণে পানি বর্ষণ করেছি এবং তাকে 


যমীনে স্থিতি-সম্পনন করে দিয়েছি। 

মনে হয় এর অর্থ সপ্ত গ্রহের কক্ষপথ। আবার সাতর্কে বহু অর্থেও ব্যবহার হতে পারে। সঠিক অর্থ 

. আল্লাহই ভাল জানেন। (অনুবাদক) 

দ্বিতীয় প্রকার অনুবাদ এও হতে পারে- “এবং সৃষ্টির প্রতি আমি উদাসীন ছিলামনা বা নই।” প্রথম অনুবাদ 

অনুসারে আয়াতের অর্থ -এ সব কিছু আমি যা সৃষ্টি করেছি, তা-কোন আনাড়ীর হাতে এমনিই উদ্দেশ্যহীন 

ভাবে পয়দা হয়ে যায়নি, বরং সে সবকিছুকে এক সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী পূর্ণজ্ঞানের সংগে সৃষ্টি করা 
হয়েছে; গুরুতৃপূর্ণ নিয়ম-বিধান তার মধ্যে কার্যকারী আছে। সমগ্র বিশ্ব ব্যবস্থায় তুচ্ছ থেকে সর্বোচ্চ 

জে 2 EEE Me nS নখ, এই ঘিপুল বিরাট 


| কারখানার মধ্যে প্রতি দিকেই এক উদ্দেশ্যমূলকতা দৃষ্ট হয়, যা শ্রষ্টার মহান জ্ঞানকৌশলের প্রমাণ ও 


নিদর্শন স্বরূপ । দ্বিতীয় অনুবাদ অনুযায়ী অর্থ হবেঃ এই বিশ্বে আমি যত কিছু সৃষ্টি করেছি তাদের কোন * 
প্রয়োজন থেকে আমি কখনো উদাসীন এবং তাদের কোন অবস্থা থেকে আমি কখনো অনবহিত নই। | 
কোন জিনিসকে আমি আমার পরিকল্পনার বিপরীত হতে বা চলতে দিই নাই, কোন জিনিসের প্রকৃতিগত ..| 


চাহিদা ও প্রয়োজন পুরণের ব্যবস্থা করতে আমি ক্রুটি করি নাই। এবং প্রতিটি অনু ও প্রতিটি অবস্থা 163] 


সূরা আল- মু'মেনুন -২৩ | ১৩৯ পারা- 


টি 


sR Ey সন শু ছা, 


PL ডা, ৮ এ হি 
৬৯৭৩ ০৮ ৫5 655১৭ 5 
7 তাদিয়ে তোমাদের আমরা রা সক্ষম অবশ্যই তা 


44 5 2) ৫ ০০০৫৪ £ 5 


Se 
SOOT 


‘an 
IP, 
(ey 


রড 
le 3 
এ 


চে 
গৈ 
mm 


I, 
DB 
টে 


তর 
সু 


2 
প্রচুর ফলখূল তারমধ্যে তোমাদের আংগুরের ও 
(আছে) জন্যে 


> ১৫ ৩ ৪2৫ পপ 53% ৰ 
Fw 325 ৩2 FPS ৪০৪০ 299 ৫ Gi 
নিনাইয়ের পাহাড় হতে বের হয় তিল এবং তোমরা খাও 


ESE রত উর 
(৫ 6) 29৫৮৯ Be 5 ১৪৩১9 
চুলার তোমাদের নিশ্চয়ই এবং 5 আহাৰ্য (সহ) এবং 
ঠা li 2 2/32 
সি ৮৮৮ ৩৬ ১০ ১৭ রর চর | 
(৪১৮৮ 0 ভর 25 5১5৯ A J 
তোমাদের আনে। আর রর 4 তাহতে পান. অবশ্যই শিক্ষা: রর রি 
রয়েছে (অৰ্থাৎ দুগ্ধ) I 2০ আনা | 
75 চর ৫ 9 পনি ৬ (৫2 3 
৫) 2250 ১৪৩ 5 & HS 2 ৩০ 2১ 
শে 
তাদের নধে) আর রে তাদের মধ্যে 
হতে 


সত 


আত 


(৮১ 


৫ 
be 


2 পাবে 


সে 


সস হে 
সেঃ 


উগ্র হয় 


Sat July Suc Sats als Sal 
০8 


প্র 
গস 


He SE 
180৫৫ 


BD 


YC, 
টিসি, 
FDP, 
পি 


aa 


তোমরা খাও (গোশত) 


আমরা তা যে দিকেই চাই নিয়ে যেতে পারি। মিরা রারারা রর 
পরে এই পানির সাহায্যে আমরা তোমাদের জন্য খেজুর ও আংগুরের বাগান বানিয়েছি । তোমাদের জন্য 
এই সব বাগানে বিপুল পরিমাণ সুস্বাদু ফল রয়েছে। আর তা হতে তোমরা খাদ্য লাভ কর। 

আর সেই গাছও আমরা সৃষ্টি করেছি যা সিনাই পাহাড় হতে বের হয়১। তেল নিয়েও বের হয় এবুং 
খাদ্য গ্রহণকারীদের জন্য আহার্যও নিয়ে উঠে। ূ 

আর প্রকৃত কথা এই যে, তোমাদের জন্য গৃহপালিত অন্তু-জানোয়ারের মধ্যেও এক বিশেষ শিক্ষা 
রয়েছে- তাদের গর্ভে যা কিছু আছে তা হতে একটি জিনিস (অর্থাৎ দুগ্ধ) আমরা তোমাদেরকে সেবন 
করাই । আর তোমাদের জন্য টা তা যং হক হাতা 


Se fn fue) 


Sols 


সর 
i te ols Cols ole SCO Hl Dl Sa 


৬ অর্থাৎ যয়তুন যা ভূমধ্যসাগরের পার্স্থ এলাকায় উৎপন্ন দ্রব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। 
, সিনাইয়ের সঙ্গে একে সম্পর্কিত করার কারণ সম্ভবতঃ এই যে এ অঞ্চলের সব থেকে বিখ্যাত ও পরিচিত 
স্থান সিনাই পর্বত হচ্ছে এই বৃক্ষের আসল জন্মস্থান । 


ক EEE 


ee EEE TEE ুন মরতে আত পছ ওর 52 জাজ অত জা 
ssn. n.e.e.n.5-.m-h.m.u.n-8.w.m.0 a.m unm. A) ৮ আয জা গজ উর. জজ হি... উড শু 


Es MB A A MEARS দর সন 
পাপা A শর্ট Lr 
ond 2, চে তি নে 


তোনাদের চড়ান হয় 


ডঃ 20 LUCE oy Ef 


নেই আল্লাহর ক বে 


ত 


2 
পাত রর টি 
05391%070869688 
re কৰ্তৃত্বশীল বলেছিল তখন নু তিনি ছাড়া ইলাহ কোন তোমাদের 
ব্যক্তিরা ESA iL জন্যে 


nna, জা, ভা 


হর শে হা পে তা প্র গা জজ আপ আজ ও আত জজ হত জা প্রা হি হা হজ জা snes, 


2 EY 


vs 26 9, 3১ LB ৩. 555 


তি ই মত একজন এবাতীত এই নয় তার জাতির মধ্যহতে অস্বীকার 
মানুষ যে (ব্যক্তি) করেছিল 


Add su আর্ত A / ৫ 
) রি ৬) A ৩ w 
১৯) ০১1 Ab 5 ৩ ১2৩৫৫ ও 
ফেরেশতা পাঠাতেন অনশাহ আল্লাহ্‌ চাইতেন যদি আর তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ 
রা ZS Z| 


BRI DBR TN SD OD RS oT TN ne a 


১৫ 


0 
৬ i 
এব্যতীত সে নয় পূর্বকালের এ মর্ধঘটে এধরনের আমরাশুনোছ না 
পুরখদের (কথ) 


248৫. 2৫ EE 


) 
গ্রিন তার সাথে একজন 
আছে) মানুষ, 


J) 52 ৩) ৪ CII EU 616 


এবং তার উপর আর নৌযানের উপর তোমরা আরোহিতও হও । 

কুকুঃ২ 

২৩.. আমরা নৃহকে তার জাতির লোকদের প্রতি পাঠিয়েছি। সে বলল “হে আমার জাতির লোকেরা, তোমরা 
আল্লাহর বন্দেগী কর; তিনি ছাড়া তোমাদের অন্য কেউ মাবুদ নেই । তোমরা কি ভয় কর না?” 

২৪. তার জাতির যে সকল সরদাররা তা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলতে লাগল. “ এই ব্যক্তি 
কিছুই নয়, শুধু তোমাদের মতই একজন মানুয মাত্র । তার উদ্দেশ্য এই যে, সে তোমাদের উপর প্রাধান্য 
ও শ্রেষ্ঠত লাভ করবে। আল্লাহই যদি পাঠিয়ে থাকতেন তবে ফেরেশতা পাঠাতেন। এই ধরনের কথা 
তো আমরা আমাদের বাপ-দাদার সময় হতে কখনো শুনিনি (যে, মানুষ রসূল হয়ে এসেছে)। 
কিছু না, লোকটিকে কিছুটা পাগলামিতে পেয়েছে। কিছু কাল আরো দেখে নাও (হয়ত ভাল হয়ে যেতে 
পারে) ৷” 


mus জপ পরা now, জজ জে জাভা তর) জর n পা আআ পর জা তা পতি জল? 


"জং জি) হে) রে | 


A ০. হজম এও হজ LEE BESET REET HEE EE ভজ mL. ne) ৪৯৩৯৬ 


| TT ২৩ ১৪১ পারা- ১৮ 


24 222 : 
LL 5 । 98 : | 
ৈ্ দের রি যা ৪১ হে আমার 
ওহী করলাম 2 


ae র্নূ রে ৮৬০৭ 2 
১ 04 75 36 ও ৬১ ১৫12) 
ও Nel আনবে অতঃপর রা ওহীর ও el নৌকা ছি 
নির্দেশ 


এপ ্র্ত চাটি নি 5৫৫ 
GES ১5, ৫৩, ৫ মানি te) 
তারমধ্যে (নৌকাতে) তখন চুলাটি 
০, ie i উঠিয়ে নেবে - 
2 52 0280 এডি Ho 2 21 EY 


এবং i ofl বানী যাদের সম্পর্কে হু by তোমার পরিবারকে “1 


15g 90855 28) EK 5 ও, ৮৬ 


পে 


Ld 


9 ৫828) 5 2 


নূহ বললঃ “হে পরোয়ারদেগার, এই লোকেরা যে আমাকে মিথ্যা বলেছে, এ ব্যাপারে এখন তুমিই 
আমাকে সাহায্য দান কর।” 

আমরা তার প্রতি অহী পাঠালাম “আমাদের সংরক্ষণে ও আমাদের অহী অনুসারে নৌকা তৈরী কর। 
পরে আমার হুকুম যখন আসবে ও চূলাটি পানিতে ভরে যাবে, তখন সকল প্রকারের জীব-জস্তু হতে এক 
এক জোড়া সংগে নিয়ে তাতে আরোহণ করবে । তোমার বংশ পরিবারকেও সংগে রাখবে; কেবল সেই 
লোকদের নয়- যাদের বিরুদ্ধে পূর্বেই ফয়সালা করা হয়েছে। আর যালেমদের ব্যাপার সম্পর্কে আমার 
নিকট কিছুই বলবে না। এখন তারা ডুবে মরবে। 

পরে তুমি যখন তোমার সংগী-সাথী নিয়ে নৌকায় সওয়ার হয়ে বসবে তখন বলবেঃ শোকর সেই 
আল্লাহর যিনি আমাদেরকে যালেমদের হাত হতে মুক্তি দিয়েছেন। 


তপ্ত অতপর IE IESE IES IE OE জা লব EE 
BRO EBUBELE প্রা পা. টি 


ua, Ewen. nse 


ils 89 -২৩ ১৪২ পারা- ১৮ 


Ds Ss OC, জি 


ln #2 nla 


ূ্ব ৩.) 1 5 
| Rd ৬ ৮৪১৪ * 

তোমাদের নেই আল্লাহর তোমর! ইবাদত (তার'দাওয়াত তাদেরই একজনকে তাদের মধ্য আমরা: অতঃপর 
জন্যে কর এছিল)যে মধ্যহতে রসূলরূপে প্রেরণ করি 


=) Lr? কের রে ৫ অত 
I) 0৬ 25 OHS I ৬ DL ০৪ 


নি কতৃতুশীল পপেছিল  এনং ভোমরা সাবধান হবে উই তিনি ব্যতিত ইলাহ কোন 


SHS ৪০৯৯ 2818 হি ১51 225 
J 


এবং পরকালের সাক্ষাতকে ” মিথ্যা ৩৩ ও 


| 
Se 


৫ ও) ৬ 8 


একজন এবাতীত সে নয় 
মানুষ 


২৯. আর বল, হে পরোয়ারদিগার, আমাকে বরকতপূর্ণ স্থানে অবতরণ করাও; তুমিই উত্তম অবতরণকারী । 
৩০. এই কাহিনীতে বড়ই নিদর্শন-সমূহ রয়েছে। আর পরীক্ষা তো আমরা করেই থাকি। 

: ৩১. এদের পর আমরা অপর এক পর্যায়ের জাতি গড়ে তুললাম ।' 

৩২, পরে তাদের প্রতি স্বয়ং তাদের জাতির মধ্যে একজনকে রসূল করে পাঠালাম (যে তাদেরকে দাওয়াত 
দিল) যে, আল্লাহর বন্দেগী কর, তোমাদের জন্য তিনি ছাড়া অন্য কেউ মা'বুদ নেই। তোমরা কি ভয় কর 

£৩ নাঃ 

রি তার জাতির যে সব সরদার মেনে" নিতে অস্বীকার করেছে এরং পরকালে উপস্থিত হওয়ার কথা মিথ্যা 
মনে করেছে, যাদেরকে আমরা দুনিয়ার জীবনে সচ্ছল-সচ্ছন্দ করে রেখেছিলাম তারা বলতে লাগল 
888388536৯৯, 


আল তিল হত শত ঘি ss চলল 


SHR DH a 2 


nC GIO BC 


সূরা আল- মু'মেনুন -২৩ ১৪৩ ূ পারা- ১৮ 


০০১০ রি রঃ ৩১৫; 
তাহতে পান করে এবং বা তোমরা খাও তাহতে জার 


১2৬ £ 24 


WB, হজ হা, ত Po ভা) এটে। 


॥ জা) 


oi 


০ 24 রশ ন 


তে bed ওয়দ| দেয়া যর 


হচ্ছে বহুদূরে 
তপু CA পে গু ৩৩:০৮ (2G 
৩০ ৩ 5 ৩০৩ 2 ৬৯০ ৩০৩১ 
না এবং আমরা বাচি ও (শুধু এখানেই) দুনিয়ারই 
আমরা মরি 


a-u-a,e.a sea: nse elo Se Hy NeW: Hs mH HN, He to সি 


তোমরা যা খাও সেও তাই খায়, আর যা .তোমরা পান কর সেও তাই পান করে। 

এখন তোমরা যদি নিজেদের মতই একজন মানুষের আনুগত্য কবুল কর তবে তোমরা তো ক্ষতি গ্রস্তই 
হলে। 

এই লোক তোমাদের বলে যে, তোমরা যখন মরে মাটি হয়ে যাবে এবং হাড়ে পরিণত হবে তখন 
তোমরা (কবর হতে) বহিষ্কৃত হবে? 

অসম্ভব, অসম্ভব এই ওয়াদা 

যা তোমাদের সাথে করা হচ্ছে। জীবন কিছুই নয়, শুধু এই দুনিয়ারই জীবন একমাত্র জীবন। এখানেই 
আমাদেরকে মরতে ও বাঁচতে হবে । আর আমরা কক্ষণই পুনরুথিত হব না। 

এই ব্যক্তি আল্লাহর নামে শুধু মিথ্যা কথাই রচনা করে আমরা তার কথা কখনই মেনে নিব না।” 


EL 
নি) 
a র্‌ 
না 
LY 
-জ 
এজ 
জি 
এ 
জা 
লজ 


Bsa, ও রত n,n, ued, a, তত আত জজ জে ees 


টা 
5 = পি ভি LL EY হি] টি চটি 5", টিটু পি. 
23 ১, Satie মূ) ৩ টি SEES EERE Be SE as তি সিরিজ তিতির ই নদে জজ ৪ ORD সি ও Oe শত জন 5 চড ০৬৬ তত 


বুয়া সরা ১৪৪ - _ পারা- ১৮ 


= .E-.2-.9-0.u._B-_ রি 
Lu nn acn-acs- টপ nn ৮০) ped ot Vo ol ot to od To ot Tt Go 0d ot wl ot wal ot ot oP bol Yo Yd Ft etn ৪: aa Calan a 
= ই ট 
১ 


ETT EEG ৮2) 55 06 


এবিষয় (আল্লাহ) আসার উপর এ কারণে আমাকে সাহ্মাকর হে আমার (রসুল) 
হতে বললেন তারা মিথ্যারোপ করেছে যে ."ব্লব বলল, 


১5172 ৪ 8৩৫. | 
এ ৬৯ 

৮১০ ূ ৮ 2 4০৮০১ 

তাদেরকে অতঃপর মহা সত্য এক বিকট শব্দ 


. অনুযায়ী 


ঠা 22228 
end = 
রিনি ৪ (অর্থাৎ ধ্বংস আসুক) 


টার APIA 5 


2০০1 


রসূল বলল “হে আমার রব! এই লোকেরা যে আমাকে মিথ্যা বলেছে, এব্যাপারে তুমিই আমার সাহায্য 


কর।” : 

জবাবে বলা হলঃ “সে সময় নিকটে যখন এরা নিজেদের কৃতকর্মের দরুন অনুতাপ করবে ।” 

শেষ পর্যন্ত ঠিক মহাসত্য অনুসারে এক বিরাট বিকট শব্দ এসে তাদেরকে গ্রাস করে ফেলল । আর 
আমরা তাদেরকে আবর্জনার মত করে ফেলে দিলাম- দূর হও যালেম জাতি] 

অতঃপর আমরা অন্য জাতিসমূহকে উত্থান দান করলাম । 

কোন জাতি না নিজের নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হয়েছে, আর না তার পর টিকে থাকতে পেরেছে। 


পরে আমরা পর পর রসূল পাঠালাম । 


% 24 টিনেজ 
02 ৫ ETE 


চি ভিত একের খু নর! “অতঃপর তাকে রা অমানা তার রসুল কোন জাতির এসেছে যখনই 
পছনে চললাম 

$ করেছে 2 

পর (অথাৎ ধ্বংসকরলাম) i (নিকট) 


2৫৩ EAE SL 


৫১ 9052 ৯ 2580 1৩৩৩ 5৬৪১ 


এরপর ঈমান আনে (যারা) এমন) দূর হউক সৃতরাং 
না জাতির জন্য (অর্থাৎ ধ্বংস আসুক) (মত). 


5 ০১ ¥ 0232 ০1 2 mse টি 


ও আমাদের হান্সনকে তার ভাই ও মুসাকে আমরা পাঠালাম 
নিদর্শনবলীসহ 


G5 156 5১৮০৬ 4৮০ 5 ০৮১ ৫) 
রা কিড প্রতি 


লোক তার ছিল ও 


রা 


HN 


আমাদের তাদের উভয়ের অথচ আমাদের মত দুর্জন মানুষের ঈমান আনব অতঃপর 
জন্যে জাতি উপর আমরা কি তারা বলল 


222 2 4 7323364 EE ৮৩১৮0, 

৪০৮৪৯) 05 ELE ০১৩৬৮ 
ধ্বংস প্রাপ্তদের নত উভয়কে অতএব দাস-দাসী 

তারা মিথ্যারোপ করল (হয়ে আছে) 


যে জাতির নিকটেই তার রসূল এসেছে তারা তাকে মিথ্যা বলে অমান্য করেছে। আর আমরা 
একের পর এক জাতিকে ধ্বংস করে দিতে থাকলাম । শেষ পর্যন্ত তাদেরকে গল্পের মত বানিয়ে 
রর দিয়ে ছাড়লাম- ধ্বংস ও বিপর্যয় সেই লোকদের উপর যারা ঈমান গ্রহণ করে না। 
টা ৪৫-৪৬.পরে আমরা মূসা এবং তার ভাই হারুনকে নিজের নিদর্শন সমূহ ও সুস্পষ্ট সনদ সহকারে ফেরাউন ও তার 
রাজন্যবর্গের প্রতি পাঠালাম । কিন্তু তারা অহংকার করল ও তারা খুব বড়-মানুষিতে লিপ্ত হয়েছিল। 
৪৭. বলতে লাগলঃ “আমরা কি আমাদের নিজেদেরই মত দুই ব্যক্তির প্রতি ঈমান আনব! আর সে ব্যক্তিরাও 
তারা, যাদের জাতি আমাদের দাস” । 
৪৮. অতএব তারা দুজনকেই মিথ্যা মনে করে অমান্য করল এবং ধ্বংস হয়ে যাওয়া লোকদের সাথে মিলিত 
হল। 


শিছামাসরস্রিশ্লিশিরিতাসিশিরিশিিস্পিতেরশের রশ িশিরিস্স্যাবের সেশনের ান্রস্বাস্কিসিলিরশিলিশি নিশি স্রিস্নিস্রিসিরিশ্রিশ্শিনিশিরিসিিস্িস্রশ্িলিন্রেস্তিসিাস্স্যোশেরেশিি end ne nen. বা 5 


anne, nn. 


“নি ক্স .n nM -n-n-.n-n.a-E- ane na ann. Mn. -e Een. eB Ee ee ECE EEC ECE OE nn - 
এ তি 225 2 ভু 222০৪ রি ৪৮৪৪৪৬৩০৪৪০ চি 5255 রি a শা হাতি SE সঃ টা EB I) উজ ৪৬ টি রী ই ২৬০ টহল রি NE 82৭7৭ 


সূরা আল- মু'মেনুন -২৩ ১৪৬ পারা- ১৮ 


৪:5১ গজ ডা এ 8.৮. এজ প্র ০. 


৮ ৩১৩৩ Id ৮১০৪ দি ১৫৫4৮ 
5 95৬৬৪ 2৩ 5 
আন 


1 
৫ 
১৮1 
সৎ পথ পায় তারা যাতে কিতাব মৃসাকে আমরা নিশ্চয়ই আর 


আহ, পা আজ রাজ) ds. 


২ 


৫ 3১ 


উচ্চভুনিতে উভয়কে আনরা আশ্রয় 
দিয়েছিলাম 


044 


A. mn n> 0. mR, mam: RE. 


পর্ণ ০ পাঠ, 2 / 
০৯৩৪ 12৩৮1 5 


2 হত 


(৮৪:৩১ 


নর 
না 
শা 
প্র 
এছ 
জা 
না 
A 
চি 
এ 
৮ 
৬ 
১৬ 
চি 
এজ, 
a 
এ 
১ 
হি 


/ প্র me এ, তলা ও ওটাও 2 লে 


আর মুসাকে আমরা কিতাব দিলাম, যেন লোকেরা তার ভিত্তিতে হেদায়াত লাভ করতে পারে। 
আর মরিয়ম-পুত্র ও তার মাতাকে আমরা একটি নিদর্শন বানালাম এবং তাদেরকে এক উচ্চ ভূমিতে 
স্থান দিলাম, যা ছিল শান্তি ও স্থিতির স্থান এবং ঝর্ণাধারা সেখানে ছিল প্রবহমান। 


Hwa. nsw, 


হে নবীগণ! খাও পবিত্র জিনিস-সমূহ এবং নেক্‌ আমল কর। তোমরা যা কিছুই কর আমি তা তালো 
করেই জানি। 

তোমাদের উম্মত একই উম্মত, আর আমি তোমাদের রব । অতএব আমাকেই ভয় কর। 

কিন্তু পরে লোকেরা নিজেদের দ্বীনকে নিজেদেরই মধ্যে টুকরা টুকরা করে নিল। প্রত্যেক দলের নিকট 
যা কিছুই আছে | 


জরা জু রে জপ জজ জে হজ ভ-ছ জিও ডি জগ £ জজ হজ এজ কল a. ১৪ এক -আজ ক আশ 
ad প্র মতা জি. HE. am. জের জে ও - সক্জ NA Kal -d B.A ০0 এ ডট, 


আজ জা রা বা wen. 


গস 


2, 26 


2 
® 
কক 


£ ৫১0 £ SORES oF 
তাদের 


/ 
এবং ভীত-সম্তত্ত 


আআ রত আত) হা. আর, প্র, জ। Re, n,n, gd, জা হাহ, হা আর 


রবের 
PAD 4 ৫১৬৩ 5% ৪75 / 
2 ৪) ১৯১০, ৯) Ye 2 ৬:৬ ১ ন্‌ 
এবং শরীক করে না তাদের রবের তারা যাদের এবং চট 
(কাউকে) (সাথে)  (অবস্থ৷ এইযে) 
2284 814 227214 6 ই 
BL ৮৪৮1 ৪৯১ ৮৪১৮৩ ১ ৮1 পু 
দিকে (এভেবে) যে কম্পিত থাকে তাদের অন্তর এঅবস্থায় 
Hl যে 


প্র আআ wen. 


- ভালোই; অতএব এদের, ছেড়ে দাও। থাকুক এরা নিজেদের গাফিলতির মধ্যে ডুবে একটি নির্দিষ্ট 
সময় পর্যন্ত । | 

এরা কি মনে করে, আমরা যে তাদেরকে ধন ও সন্তান দিয়ে সাহায্য করে যাচ্ছি- 

তবে কি আমরা তাদের কল্যাণ বিধানেই তৎপর? না, তা নয়। আসল ব্যাপার সম্পর্কে এদের কোন 
চেতনাই নেই। | 
প্রকৃতপক্ষে যারা নিজেদের রবের ভয়ে ভীত হয়ে থাকে, 

যারা নিজেদের রবের আয়াত সমূহের প্রতি ঈমান আনে, 

যারা নিজেদের রবের সাথে কাউকেও শরীক করে না, 

আর যাদের অবস্থা এই যে, তারা যখন দেয়,- যা কিছুই দেয়- তাদের দিল এই চিন্তায় কম্পিত হতে 
থাকে যে, তাদেরকে নিজেদের রবের নিকট ফিরে যেতে হবে। | 


95252252272 


ও 
রকি 


Cbs nC 


Le) 
‘usw, Ete. gw, 


৯২১৯৬ 


0) জা, জা জা জা জা 


PG Pt 


রতি টি. জর. 0. 0.n.m.e_u.n.0.n.0.0 nan un ns. ৮ আস জজ. 


OEE OED Ed নি EA সভা আভা জজ উজ ০ উর জি আও জজ জজ na 5-252 এ আআ ক. হা এ EEE 21875 হজ রা রি 


3; EL এ মুজাহে ট ৫2১ 


না এবং লী হয় তা'তে. আর কল্যাণের - দিকে দ্রুত যায় 


টু ৮ ৫ রি Gp 


© 0১? ৮) ob 


যুলম করা হবে ' না তাদেরকে :এবং 


১.5 2w রা 224 
2৬১১ টি ০৬ 


তারা ১৬ ছাড়া, কাৰ্যসমূহ তাদের আর সিকি 
বর্ণিত নিয়মের রয়েছে- { 


Ne পে ঠাপা 22 নি 2 রর ৮ 
০9১ 2219), ৫2. ০৮১০৩ ৪৩৬ 
আর্তনাদ কারে উঠলে ভারা তখন প শান্তি দিয়ে € তাদের এশ্বর্যশালী ০০১ যখন শেষপর্যন্ত 


দেরকে 
পার্ট ৩০ পার ৩০১ 


533 ও 05 88) ৮9 ৮৪ 5 


সাহায্য কর! হবে না আমাদের নিশ্চয়ই RE না 
হতে তোমাদেরকে 


তারাই কল্যাণের দিকে দ্রুত গমণকারী এবং অগ্রসর হয়ে গিয়ে তা অর্জনকারী । 

আমরা কাউকেও তার শক্তি-সামর্থের বেশী বিষয়ের দায়িত্ব দিই না। আর আমাদের নিকট একখানি 
কিতাব রয়েছে যা (প্রত্যেকের অবস্থা) যথাযথভাবে বলে দেয়? । আর লোকদের উপর যুলুম 
কোনক্রমেই করা হবেনা। . 

কিন্তু এই লোকেরা এ ব্যাপার হতে সম্পূর্ণ অনবহিত। আর তাদের আমলও সেই নিয়ম হতে ভিন্ন 
রকমের (যার উল্লেখ পূর্বে করা হয়েছে)। তারা নিজেদের এই কার্যকলাপ করতে থাকবে। 

শেষ পর্যন্ত যখন আমরা তাদের সুখী-সচ্ছন্দ লোকদেরকে আযাবে নিমজ্জিত করব তখন তারা ফরিয়াদ 
করতে শুরু করবে, 

-এখন বন্ধ কর তোমাদের আহাজারি ও ফরিয়াদ, আমাদের নিকট হতে এখন আর কোনই সাহায্য 
মিলবে না। 


জা 
ন্‌ 
১ 
এ 
এজ 
জা 
জা 
০ 
শন 
শক 
পর] 
০ 
সং 


ৃ 


কি 
new. প্র, জপ আজ প্র জপ আজ আতপ হত আহ) তা. ও রজত এ, জা. আহত, রহ রশ রা রত; রাজ জর, তো আআ এ চা এ জা 


oar Sn, 


ক fo 


25 


REE SEER - হা ডা = BALE শি 


| ৪2৮2-88-88 2. 8-75-81-8-2-2-2-2--2শ2-2- n-ne. 


৫? ৬৬৬ | A টু 
L0G KO i ৫ ৫৫ ১৩৫ ঠা ESS UE 8 
-গাণচাদ পসবণ তোমাদের গোড়ালির উপর য় হ্যা পড়ে ুনান আমার আয়াত হতো নিশ্চয়ই [ধু 


গুলোকে, 
১2 CA ECA ATA (21525 2 42 2 


biel OUTS 1৮০ ৭. ৩৬৯৩৩ 
তারা চিন্তা-ভাবনা করে নাই তবে কি ৬ গল্পগুজবে এসম্পর্কে অহংকার করে 
মেতে (গুরুত দিতে না) 


ও ৩০ ১ টো Eo oe A রা রা 
তাদের পিতৃপুরণ্যদের আনে নাই (এমন কিছু তাদের সে এথঝা (এই) বাণী 
১) নিয়েটযা (কাছে) এসেছে 


২০ 


EDC ot SOG HLS 


এ 


5/ ৫ টা 22 A ES 
মা অসারতা তাকে তারা তাহ, তাদের রাসূলকে তারা ঢিলে সাই 
হয়েছে 


Fd 


0 EL & SL অর্জতি % 


Dnt HC CC 


১ 


৮71 


Se) 


অধিকাংশ অথচ সত্যকে তাদের সেনিয়ে বরং 
(নিকট) এসেছে 


আমার আয়াত শুনানো হচ্ছিল, তখন তোমরা (রসূলের আওয়াজ শুনতেই) পিছনের দিকে পালিয়ে 
যেতেছিলে। 

নিজেদের অহংকারের দাপটে তীর প্রতি তোমরা কোন লক্ষ্যই দিচ্ছিলে না। নিজেদের মিলন-কেন্দ্রসমূহে 
তোমর! এ সম্পর্কে কথা কাটাকাটি করতে, আর বাজে কথায় সময় কাটাতেছিলে। 

এই লোকেরা কি কখনো এই কালাম সম্পর্কে চিন্তা- গবেষণা করেনি? কিংবা সে এমন কোন কথা নিয়ে 
এসেছে যা কখনো তাদের পূর্ববর্তী লোকদের নিকট আসেনি? 

অথবা এরা তাদের রসূল সম্পর্কে কখনও জানতই না, আর নো জানার কারণে) তারা তার হতে দূরত্ব 


বোধ করে? 
8 সে মজনুন? না, সে তো প্রকৃত সত্য নিয়ে এসেছে। অথচ এই সত্যই তাদের 


অধিকাংশেরই পক্ষে অসহনীয় । 


[এ 
র 


টিপস ato, PC, oC BG 


জা 
শত ০ উহ ০ জী জী সর » টি শক সিটি জজ জে জজ জজ হা জাজ -আ- উজ জাজ. হজ জে ভাজি জাজ হজ ছারা রা. 
৯৪৮৩৯ BEEBE Rete eee তত ইতি তত 


সূরা আল- মু'মেনুন -২৩ ১৫০ পারা- ১৮ 


পি Sas Su Si 


3S 


SY 


টে 


a 


টগর শট 


2৯ 


Ah’ 


0) 


এ) 


CP SC 


5) 


in, 


০৩ ৯১98) 


On DG CG OG CHC DC, OC SC, ae EG 


১) 


নস Sno Hs RC 


GP cs a pt SC ls Gs CO SG PC Cs 


EI: 


Cant 


PENS 


করত 


15 টে 25 Do Sl) eal 
2 203% ৬০ ১ ০৮১১১ ১১৯৯ 
তাদের উপদেশকে তাদেরকে আমর বরং তাদের মাঝে যাকিছু আর পৃথিবী ও আকাশমভলি 
(অর্থাৎ কুরআন) ন (আছে) 


ET না ? শটে > টং > 

২৯১৯ Ld AL ৫) ৮০১০০ PL ১৪ ৬৮ 

কোন প্রতিদান তাদের (নিকট) হু মুখ ফিন্রিয়ে নিচ্ছে তাদের উপদেশ হতে ' 
তুনি চাচ্ছ কি 


তা 
১ ১ ৩৬৪১১) A> ৬১ ৩ ৬০০৯ ৬৩০১ rhs 
তুমি নিশ্চয়ই আর দ্লিয্‌কদাতাদের উত্তম তিনিই আর উত্তন তোমার প্রতিদান অথচ 
্‌ রবেরই, 

32 23 Id 


Ee 


8০ মা ৮১ ১৮৬৩ 


মানা নিন [ই এবং সরল-সোজা পথের দিকে তাদেরকে ডাকছঅবশ্যই 


্ a টি ট ্ A 
বিঢ়াৎ অবশাই সরল সঠিক পথ (৩াগ।এ5) আখেরাতেন প্রতি ঈনান আনে al 
হতে 


পার্ট ১5 পোর্ট তা ০০০ Te রর রর রি, রড 
৩৩৬ 129) ৬০ ৯০৯১০ 055% 5 


- আর সত্য যদি কখনো এই লোকদের খাহেশের পিছনে পিছনে চলত তা হলে যমীন ও আসমান এবং 
তার অধিবাসীদের ব্যবস্থাপনা চূর্ণ-বিচূর্ণ হয়ে যেত। না, আসল কথা হল, আমরা তাদের নিজেদেরই 
যেক্র তাদের নিকট এনেছি, আর তারা তাদের নিজেদেরই যেক্র হতে বিমুখ হয়ে থাকছে। 

তুমি কি তাদের নিকট কিছু চাও? তোমার জন্য তোমার আল্লাহর দেওয়া দানই উত্তম। তিনি তো 
সর্বোত্তম রেযেকদাতা! 

তুমি তো তাদেরকে সহজ-সঠিক পথের দিকে আহবান করছ। 

কিন্তু যারা পরকালকে মানে না, তারা সঠিক পথ হতে সরে অন্যদিকে চলতে চায়। 


তু 


সূরা আল- মু'মেনুন -২৩ ১৫১ পারা- ১৮ 


এ 


তাদের অণাধ্তার মধ্যে লেগে থাকবেই রে কট এতে যা আমরা দূর ও ভাদেরকেআযর। যদি আর [৪ 
তারা (তবুও) উপর (আছে) করে দেই দয়া করি 
A 


28082 


তাদেরকে আমরা 


LSIIILLL (রত 

19) (9096 
যখন শেষ পর্যন্ত তারা কাতর প্রার্থনা না আর তাদের রবের 
না ৃ 
4 ৫ ৫ ন 
১৪৬১১ ০০৩1১ 

A 2 
তিনিই এবং হতাশ হয়ে পড়বে তারমধ্যে তারা তখন কঠিন " শান্তির 
(আল্লাহ) 


% 


4 ১৩39] 2 রন Ce 2220 2৩ জি Gy 


রণ ও  (দর্শনশক্তির) ও হিট সৃষ্টি 


He Hy Ho ms হা? Ue হজ রা হজ; mM রা তে) রা) হা, জে তত wg Eagan. আর ডা, প্র জা 


তোমরা শুকর কর 


fs 8 আপ) | 


প্রত জে) এ মে ms 


৭৫, আমরা যদি এদের উপর দয়া করি, আর তারা বর্তমানে যে কষ্ট ও দুঃখে নিমজ্জিত৮, তা যদি দূর করে 
দিই, তা হলে এরা নিজেদের খোদাদ্রোহিতার রসাতলে ভেসে যাবে। 
৭৬, এদের অবস্থা এই যে, আমরা তাদেরকে দুঃখ-কষ্ট নিমজ্জিত করেছি, তা সত্বেও এরা তাদের রবের 
রর সম্মুখে নত হয় নি, না কাতরতা অবলম্বন করেছে। | 
| ৭৭. অবশ্য অবস্থা যখন এতদূর খারাব হবে যে, আমরা তাদের উপর কঠিন আযাবের দুয়ার খুলে দেব, 
তখন সহসাই তোমরা দেখবে যে, এই অবস্থায় এরা সকল কল্যাণ হতে নিরাশ। 
র্দকু ৫. 
৮. তিনি আল্লাহই, যিনি তোমাদেরকে শুনার ও দেখার শক্তি দান করেছেন, আর চিপ্তা-বিবেচনা করার 
জন্য দিল দিয়েছেন। কিন্তু তোমরা খুব কমই শোক্র আদায়কারী হয়ে থাক। 


‘BREESE EE তি 
2 জজ) জা জাত জা Et, হা) NE 


EE হর হা আজ 


৮। অর্থাৎ সেই দুভিক্ষ নবী করীমের (সঃ) আবির্ভাবের পর কয়েক বৎসর যাবৎ যার প্রা্দুভাব ঘটেছিল । 


শা 
শততম হস্ত জহি ছেম তদ ত 
ene ne me en EE BLEED een হল সত সস দশ ৪৩৯৬ চস তল জজ ৩৩ ৩৯৪৩: 


AOR Ot wt SG GG ue RE NGA ORS 


“=” 


HE RD 


ইবি 


BA A 
তোমাদেরকে হাড়য়ে মাঃ তিনিই, 
দিয়েছেন . (আল্লাহ) 


EXT প ১০৮৭ ০ টা টি 

ডিও) 2% ঠা © OS 43) রা 

যিনি এবং তোমাদেরকে একত্রিত তারই a) 
ত করা হবে 


LS ও ০55 ৬ ৬০৪০1 £ a) 


এনত্তেও তোমরা বুঝবে ই দিনের ও 


রা তি 11 LE oS 06 GL 


ও যি আমরা পাজি যখন তারা বলে ববতীরা বলেছিল Fate 
হয়েযাব খান কি চি 


৮৮১৫৬ ১৫ ৫ ১৩559 FA ফু 
নি শা 5 ০০৯১ ৬৩ ৩৬০ 55 ৩৪ 9 রি ০৯৮০ ৫ 055 
আমাদের পূর্ব ও io ওয়াদা দেয়া নিশ্চয়ই ও অবশ্যই নিশ্চয়ইকি 

পুণযদেগকে হয়েছে আমরা 


U5 ৩ 55 সু [4 8,16৬ 0 (2 ৩5 


22 এব্যতীত এটা নয়  ইতিপূর্বেও 


পা এপ 3% ৩০ ১পার্ত S372 Au 
০১৮৮৬ ও (০০ ১ ০০১৯) ১৯৮, 
তোমরা জেনে থাক তারমধ্যে যাকিছু ও (এই) কার 
(আছে) পৃথিবী (মালিকানায়) 


তিনিই তোমাদেরকে যমীনে ছড়িয়ে দিয়েছেন এবং তাঁর দিকেই তোমাদের একত্রিত করা হবে। 
তিনিই জীবন দান করেন, আর তিনিই মৃত্যু দেন, রাত দিনের আবর্তন তারই কর্তৃত্বাধীন। এ কথা কি 
তোমাদের বোধগম্য হয় না? 

কিন্তু এরা সেই কথাই বলে, যা তাদের পূর্ববর্তীরা বলেছে। মহ 
এরা বলেঃ “আমরা যখন মরে মাটি হয়ে যাব এবং অস্থিসার হয়ে যাব, তখন কি আমাদেরকে পুনরায় | 
জীবিত করে উঠানো হবে? ৷ | 
আমরাও এই রকমের ওয়াদা অনেক শুনেছি, আর আমাদের পূর্বে আমাদের বাপ-দাদারাও বহু শুনেছে। 
এতো নিছক একটা অতীত কাহিনী মাত্র!” 

তাদেরকে বল SER dS LUO তা যদি জানো তবে বল। 


হে জা ৩. ০ 4 09৫58 এ টা 1 “~ 
ৰ কে জিজ্ঞেস ৮০৮৪ "বল লি তঞি 


I 26222 2 Sl SA এ ay 5 


তৰুওকি বল আল্লাহর তার! বলৰে ৮ মহান রব 
না এ 


I % 5 ৮৫৩ ৪ ৩১৩০ SU CRB OS 


আশ্রয় তিনিই এবং Co যার হাতে কে জিজ্ঞেস ' ই 


টি (এমন) মি 
Pa 2244 পপ ১৫৫ a 91৮ 


৮১) (১৯৯০: © ১১১৮১ ও ৩১ $2০ 
আল্লাহর তারা বলবে ভার 


তোমরা জেনে থাক 


22/22, 154%₹.. 


OTOL 3৬ 
তোমাদেরকে. . 
যাদু করা হচ্ছে কোথা 


এরা অবশ্যই বলবে. এ সবই আল্লাহর । বল তা হলে তোমরা শিক্ষা নেও না কেন? 

তাদেরকে জিজ্ঞাসা কর, দাত আসমান ও মহান. আরশের মালিক কে? 

এরা অবশ্যই বলবে, ‘আল্লাহ’ ৷ বল, তাহলে তোমরা ভয় কর না কেন? রা 
তাদেরকে বল তোমরা যদি জান তবে বল, সব জিনিসের উপর কার কর্তৃত্ব চলছে? আর কে আছেন | 
যিনি পানাহ দান করেন এবং তীর সুকাবিলায় অন্য কেউ পানাহ দিতে পারে না? ; 
এরা নিশ্চয়ই বলবে, এ তো আল্লাহরই উপযুক্ত কথ৷। বল, চির জিবি 

পড়ে যাও? ১০... | 
কৃত সত্য ব্যাপার আমরা তাদের সামনে নিয়ে এসেছি। আর কোনই সন্দে সন্দেহ নৈই এই লোকেরা | 
মিথ্যাবাদী৯। 


৯1 অৰ্থাৎ তারা নিজেদের এই উক্তিতৈ মিথ্যাবাদী যে, আল্লাহ ছাড়া অন্য কারুর খোদায়ী শুণ-ক্ষমতা ও 
অধিকার আছে বা এ সবের কোন অংশ আছে; এবং নিজেদের এই কথায় তারা মিথ্যাবাদী যে, মৃত্যুর পর 
৮৮৯১১০৪৪১/১০7//০৪ 2 


বাকী অংশ অপর ৯ 


এই হে লঁ রর কিনি 3 - 
ভু ১ ভ. ia ত Foe "ee এ চটির - চি 5 ৪৯ ESSERE হত জা জাত আর জজ জং জজ. 15535285452 dons 


৫ ন 
ভাঁরনাধে ছিল না আর ue (কাউকে) আল্লাহ গ্রহণ করেন নাই রর 
১৯:১৫ তত ৫ পু রা, ০276 22 
০৫৮০ ৯০২ ৩৬৯ ডি DLE ১৩০০৯) ৩৪ 
তাদের একে প্রাধান্য বিস্তার ও সেমৃষ্টি এসব ইলাহ প্রত্যেক অবশ্যই যদি হত ইলাহর কোন এ 

কিরত করেছে যাকিছু 'নিয়েষেত (তবে) £5 
৮ রিও 0 722 পা) ১০ ১৩ ॥4 
১ ভা ts ০৩৯৮৪ ৩৪ 21 Ux ১০৯০ ৩৩ 
ও অদৃশ্ের অবহিত ' ভার! রচনা করে (ভা) হতে আল্লাহ পবিত্র অপরের উপর 


যা 
পেত ১ 


25 ৩) ৬৫ ০ OOH ৬ ৫০ BUS) 


৮(চ bd 


78. আরো হজ 0 পি, আহ) আহ, 


pd > 
আমাকে যদি আমার বগি জারা শরীক করছে তাহতে অতএব দৃশ্যের 
| i ৭৭ দয়া কর যা কিছু তিনি উর্দে 
নিত YY তে ৩.৪ 2 A 
১৯৮ 
€)(০) ১৬৮৪১, রর 
তাদের ওয়াদা দেয়৷ যা 
হয়েছে: 


আল্লাহ কাউকেও নিজের সান বানান নি১৪ আক বিতীয় কোন ইলাহ তার সাথে শরীকও নেই ৷ যদি 
তাই হয় তাহলে প্রত্যেক ইলাহ-ই নিজের সৃষ্টি নিয়ে শ্রচক অপরের উপর প্রভাব বিস্তার করত। 


আল্লাহ পবিত্র এ সব কথা হতে যা ভারা রচনা করে। টে 
৯২, কাশ্য ও গোপনীয় সবকিছু তিনিই জানেন ভিনি সেই শেরুক-এর উর্ধে, এই লোকেরা যার পরতাবন! 


রুকু $৬: করছে। ত ই : EE 
৯৩. হে নবী,.দোয়া করঃ “গরোয়ারদেগার প্রেতিপালক-প্রভু) তাদেরকে য়ে আযাবের, ভয় দেখানো হচ্ছে 


৯৯ 


রা 


ke 1 
১৮ 


টি কে একৰ সূহিয়াতএকমাত্র ভার নয় বরং অন্যেরাও (যারা- অবশ্যই তারই দাস ও সৃষ্ট) 


Shot nanan ewan, Aaa a alae Tel alelalel 


নু 
fi 
সঃ 
lit 
Et 
11 
বর 
EEE 
11 
£2 


একথা বলা হয়েছে। তা নয়, আরবের 
*' এবং দুনিয়ার অধিকাংশ 


এপ অষ্টতায় তাদের সহযোগী । তি বলে গা করলে 


9 
ইন: 01620107218 22৫56 শর শন 
fl Ge ৬) ১. ৩2৪80 BG BASH ৩০ 
| এক্ষেত্রে নিশ্চয়ই এবং ঘালেম লোকদের অন্তর্ভূক্ত আমাকে করো ভবে ন হে আমার | 
2 ঠাপ ও 2৮8 2 9৫ / A নি? ৫ পি 
হণ Ee 2১১ OULD ?১ ৩৩১ রা ১১ 1 8 
তা দিয়ে বোকাবেলা (তাদেখাতে) তাদেরকে আমরা যা ১৮, ‘যে | 

2 এ 224 h LAA st তা সঙ 

এবং তারা ২ এবি খুব জানি . আমরা মন্দের উত্তম যা. চী 

bl (মোকাবেলায়) টু 

2 ১, রে Ea | Ee ES পর্ণ w 9 22 সু 
ELA Sb) ৬১১০2 ১০ ১১৮ ৬9) ০৩. | 
আশ্রয় চাই ও প্ররোচণা হতে তোমার নিকট আমি হে'জামার . 
আনি আশ্রয় চাই রব (দোয়া ক) | 


9) 31922 aE হী 

Gamo ০4 
আমার নিকট (শয়তান) যে হে আমার, তোমার 

২ : উপস্থিত হবে | 


PRP 


‘৯৪. তা হলে হে আমার রব, আমাকে এই যালেম লোকদের মধ্যে শামিল করো না১১।” 

৯৫. আর আসল কথ! এই যে, আমরা তোমার চোখের সামনেই সেই জিনিস নিযে আসার পূর্ণ ক্ষমতা রাখি 
যার ভয় তাদেরকে প্রদর্শন করা হচ্ছে। . 

৯৬. হে নবী, অন্যায় পাপকে সেই পথে দমন কর যা অতীব উত্তম! ভারা তোমার সম্পর্কে যে সব কথা 
" মনগড়াভাবে বর্ণনা করে তা আমাদের খুব ভাল ভাবেই জানা আছে। হ্‌ 

৯৭, - আর দোয়া করঃ “হে পরোয়ারদেগন্ত, আমি সব শয়তানের উত্তেজনা দান হতে তোমার নিকট আশ্রয় 

চাই। 

বরং হে আমার রব, আমি তো তারা যে আমার নিকট আসবে তা হতেও আশ্রয় চাই৷" 


se, জা পর, রং তত জজ 


গস সস সপ WC ls CL Pola a Hs. a SG Se a HO, 


দির 


এর অর্থ এই নয় যে, মা-আযাললাহ- নবী করীম (স)-এর পক্ষে আযাবে পতিত হওয়ার বস্তুতঃ কোন নর 

আশংকা ছিল, অথবা তিনি যদি এ প্রার্থনা না করতেন তবে এ আযাবে গেরেফতার হতেন। বরং এরূপ ' £ 
বর্ণনা-পদ্ধতি অবলম্বন করার উদ্দেশ্য হচ্ছে একথা বুঝানো যে আল্লাহর আযাব বাস্তবিক ভয় করারই 18 
জিনিস। তা এরূপ ভয়াবহ যে মাত্র পাপীরাই নয় সৎ ও দ্বীনদার লোকদেরও সমস্ত পূণ্য কাজ সত্তেও তা 
থেকে আশ্রয় প্রার্থন করা উচিৎ 


Wn শ্--হপ--2-1 । সা জান আজ, ভ্রমর জজ হা. জজ ও আন জ-জ 
হু দই ssa চু 25৯৮৪০৪৪৯৩৪ ১ ড ২৩৬৬ ২৪৪55৪৩০৩৯৯ এ ৩৩৬৯ 
8৪ (১৯ "৮ শার্শা শী শী প্স্সসসপসসসসসদসসসপস 


রঃ Rs PD sn Ras eB. la দি 


৮০ Chl. 
৮] * 
্ 
পট ১2 


সেহি. . আমি পাঠা 
? ৮০ সঃ ₹ 4 শু /2 £ ৰ 
৮ ৮৪25 02 5 GE SCH 


iG 0G 2, 5, n, সস nnn, e, শিক দিকে কে টিন 
YDB OD OF DOD ED Sf 


1 অন্তরায় ভাদের পিছনে এবং যার উক্তিকারী সে একটি কথা নিশ্চয়ই কক্ষ : 

EAM RCE 2% 8 হিজরি 2 ৫ পরত টির ও 

Is ১১ ০৮০) ১2৪ 1১৬ 9 ০2৯22 232 61 
ছু]. না তখন মধ্যে ফুক দেয়া অতঃপর পুনরুখান করা হবে সেদিন পর্যন্ত 
শর. - হবে যখন (যেদিন) 

[জা 


414৫ ০৩ নেবে 
৫ 89270 ৯) 5 ১% (৫৬: ull 
অতঃপর তারা পরম্পরে জিজ্ঞাসাবাদ ‘না আর “সেদিন তাদের মাঝে আত্মীতার বন্ধন 
(থাকবে) 


০) ১ রি 


টি A LA ৫ 2424, 
রা ০ ok ৩) ৬১৩ 23৮ ০৫ 
এসবলেকি তখন ভারী হবে 


Ee 


"৯৯. (এই লোকেরা নিজেদের করণীয় হতে বিরত হবে না,) এমন কি, যখন তাদের ধ্যে কারো মৃত্যু 
এসে পৌছবে তখন বলতে শুরু করবে “হে আঁমার রর! আমাকে সেই দুনিয়ায়ই লিয়ে পাঠিয়ে দাও 
যা আমি পিছনে ফেলে এসেছি। 

১০০, আশা আছে, আমি এখন নেক্‌ আমল করব।” -কক্ষণও না, এ তো একটি কথমাত্র যা সে বলছে। 
এখন এসব (মরে যাওয়া লোকদের) পিছনে একটি বরজখ (অন্তরায়) হয়ে আছ্োরবরতী জীবনের দিন 
পর্যন্ত ১২। ৃ 

১০১. পরে যখন শিংগা ফুঁকা হবে, তখন তাদের মধ্যে আর কোন আত্মীয়তা থাবে না, আর না তারা 
পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে । 

সেই সময় যাদের পাল্লা ভারী হবে তারাই কল্যাণ লাভ করবে। 


টু NRT RE UNE 


CH ms 


ন্ট '- ১২1 বিরযখ' ফারসী শব্দ, উন এখন দুনিয়া ও ভাদের 
মধ্যে এক প্রতিবন্ধক বর্তমান যা তাদেরকে ফিরে আসতে দেবেনা এবং 1য়ামত পর্যন্ত তারা দুনিয়া ও 
পরকালের মধ্যবর্তী এই ব্যবধান-সীমার মধ্যে অবস্থিত থাকবে? 


হত হত ভে AS 


ই ৪ ১8585842550 


আজ, রও মার, রা পা রো 


"সূরা আল- সু'মেনুন -২৩ . | Le পারা- ১৮ 


সপ তে 
জা জা) 


FS পরশ রঃ 


SSO OSS SOS nS COE 


(Ee HC, Ho Je Wy J ne Hs Ws A: 


ns BEB, 
(EN, 


পাঠ করা আনার আয়াত ৩১ (বলা হবে) বীভৎস হবে তার মধ্যে 
হত গুলোকে নাকি নিশি 


0278 | ৰ 2d 7 > ॥ 2. 292 vw 

এ Go EG ০৩ ০০১০৮ Ge ৮১2 I 
তারা আর 
RA 


2a 25; SAY নিল 52 EAL 
EEN 9158 ৪০) (১ 5 22 > 

ক হে ৯ 7. রর bed f 

পরাভূত করেছিল bs তারা বলবে et তা তোমরা তখন তোমাদের নিকট 


আমাদেরকে বের 
কারে দাও রব 


2. 5 ANE পর্ণ ০০ AL E22 2 ৫2 
06152 6৬ ও 65 
তারমধো পড়ে থাক তিনি যালেন আমরা তবে আমরা পুনরায় অতঃপর তা হতে 

Bt হীন হয়ে Bl যদি 
Bat 

BA 

রী 

bet 


999; 


টা আর যাদের পাল্লা হালকা হবে তারা হবে সেই লোক যারা নিজেরাই নিজেদেরকে মহা ক্ষতির মধ্যে 
নিক্ষেপ করেছে; তারা জাহান্নামে চিরদিন থাকবে। 


১০৪. আগুন তাদের মুখ্মন্ডলকে দগ্ধ করবে। আর তাদের চেহারা বীভৎস হরে। (দাত বের হয়ে আসবে) 
১০৫... “তোমরা কি সেই লোক নও যে, তোমাদেরকে আমার আয়াত শুনানো হত, তখন তোমরা তাকে মিথ্যা [৪ 
প্রতিপন্ন করতে চেষ্টা করতে?” 
কট ১০৬, তারা বলবে EE EE DS TT লা i 
5 শুমরাহ লোক ছিলাম । 
| ১০৭, হে আমাদের রব, এখন আমাদেরকে এখান হতে বের করে দাও। অচঃপর যদি আমরা অপরাধ করি 


তাহলে যালেম প্র্যাণিত হব।” 
১০৮. ihe Lalla he ash el acid ka A shal 


He হল নত তত নানান AGE RL Ls শর আজু ুছ আম, 
শিরিন ৮৮০%-1-8-78-2-8 আভল . টি ৪৬৭ টিলা ৩0৮৮৮ sone 


সূরা আল- মু'মেনুন -২৩ ১৫৮ EE 


AM. 
| 
ছা 
LY 
n. 
ep 
Ll 
জর 
1 
প্র 
৮ 
rl 
a 
ns 
রঃ 
জা 
শর 
8 
৭ 
শর 
‘a 
bY 
ur 
ন 
নন 
রঃ 
শর, 
a 
} 
থা 
হর 
ঙ. 
he 
bo 
রঃ 
Wr 
bs 
Il 
টি 
ln) s 
21 
} 
জা, 
টা 
aD, 


EET 
A 


EC 
৬ 
ঠা 


৮52 
৫ 
ন 


G6 


SC SG SG 
\ চে 
সত 
br) 
২ 
t 
\ 


শু 


তোদাদেরকে ভুলিয়ে 
দিয়েছিল (তা 


) ; | 
ALA প্র "2২ AHL 22% টপ ১25৫ রা (Xf 
টো AA DO ৩5 84 BSS ৬22 
আজ তাদেরকে নি টি ঠাট্টা-বিদ্রুপ করতে তাদের সাথে তোমরা আর আমার 
2 টা 4১, পা ৩ ১৫] 2.2 246 টপ Z ৩ 
= ০১ OU pl Yio Ly 
কত (কাল) (আল্লাহ) সফলকাম তারাই ফেল এ) যে .. তারা সবর একারণে 
বলবেন (হল) তারা করেছিল 


? পি পা -? ৫ 2 Arr রি 3) ৰ্‌ 2224" 
310% 20136 9০৮১৪ ১৬৩, ০৪১১ ৪ ০ 
“£অথলা একদিন আদরাঅনস্থান তারা বলবে :. বছরের হিসাবে পৃথিবীর মধ্যে 

| করে তোমরাঅবস্থান 


G 0, Ja 0 00 OG) 


0599999990910 10129020922৯2 


SLI ০5 2% ০ 


গণনাকারীদেরকে - নয়তো জিজ্ঞাসা দিনের কিছু অংশ 


চির 
aD Da Da Da Ban Day 


পেত 


১০৯, তোমরা তো সেই লোক, আমার কিছু বান্দাহ যখন বলতঃ ‘হে আমাদের পরোয়ারদেগার, আমরা ঈমান 
| এনেছি, আমাদেরকে মাফ করে দাও, আমাদের প্রতি রহম কর, তুমি সব রহমকারীদের হতে অতি উত্তম 
১১০. - তখন তোমরা তাদের ঠাট্টা-বিদ্রপ করেছ। এমন কি তাদের বিরুদ্ধে জিদ তোমাদেরকে এ কথাও 
ভুলিয়ে দিয়েছে যে, আমিও আছি। আর তোমরা তাদের উপর হাস/রস করতেছিলে। 
১১১. আজ তাদের সেই ধৈর্যশীলতার এই ফল আমি দিয়েছি যে, তারাই 'সফলকাম।” | 
::১১২. অতপর আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন. “বল, ছু'িরায় তোময়া কত দিন ছিলে?” 
(১১৩. তারা বলবে, " একদিন কিংবা একদিনেরও কোন অংশ আমরা সেখানে অবস্থান করেছি। 
হিসাবকারীদের নিকট জিজ্ঞাসা করে দেখুন!” 


রি 
La Da DDD DOD Pa DB 


(50 


Cnr 


CG alc 


bate REE ERE EEE ATER ROE ERE REE EERE EERE তুলত = 
BIR BA উস ১ উল ত৯ 0872৮522822: & -8-8-8-18-18-5-8-8-8-5-88-2-2--- 


সূ লু ২ -২৩ 5 | ১৫৯ . রা পারা- ১৮... 


পাপা 2৫ টে 


Ox 


০৯ 5 9০5 /। ১1 ০ 


[র্‌ রব 
, যেকেউ আর নর্ধাদাবান আরশে ও আলি 


প্রকৃত পক্ষে ৬ তার জন্যে নে 
টির 


৫১০০) 2.223 


0 2 9032৮ 79 


বল আর ককের সফলকাম হবে 
(হেনৰী) 

রি বয় 
১ ৩৮৮৯১ ৯ 
দয়াকারীদের 


উত্তন 
১১৪. বলা হবে, “অল্পকালই তোমরা ছিলে, না? এ কথা তোমরা সেই সময় জানতে যদি! 
. কখনো আমাদের দিকে ফিরে আসতে হবে না?” 


তার হিসাব তার আল্লাহর নিকট রয়েছে। এই ধরনের কাফেরা কখনো কল্যাণ লাভ করতে পারেনা । 
১১৮ হেনবী বল "আমার রব! মাফ কর, রা ত: ত হর দর 


১৩) দ্বিতীয় অনুবাদ এও হতে পারে যে, “যে কেউ আল্লাহর সংগে অন্য কোন উপাস্যকে ডাকে তার এই কাজের. 


অনুকূলে তার পক্ষে কোন যুক্তিপ্রমাণ নেই।" 


E 
tet 


তত ১১১১১১০১১৩৭ 


প্র জজ এর প্র রা nme. জজ লি জজ 


১১৫. তোমরা কি বুঝে নিয়েছিলে যে, আমরা তোমাদেরকে অকারণেই পয়দা করেছি, আর তোমাদেরকে 


১১৬. অতএব মহান শ্রেষ্ঠ আল্লাহ, প্রকৃত বাদশাহ! তিনি ছাড়া কেউই ইলাহ নেই, মর্যদাবান আরশের মালিক! : 
১১৭. যে কেউ আল্লাহর সাথে অপর কোন মাবুদকে ডাকবে - যার সমার্থনে তার নিকট কোনই দলীল নেই১৩ , 


সি হে ছা পেশি 


প্র এ সং তা, এ 4 KE পর এও পর তাং পা এ ও ae ও পাত রি? পর আত জং জজ 


+জ। হজ তা, জা) রা, জং জা) হজ জা 


81 HF) 585০০ 
নামকরণে +... ১9১ শব্দটি পঞ্চম রুকুর প্রথম আয়াত 4৯1১ ০১৬-।। 295 3 হতে গৃহীত। 


রা. নাধিল হওয়ার সময়-কাল / 
| এ সূরা বনী-সুস্তালিক যুদ্ধ শেষ হওয়ার পর নাযিল হয়, এ ব্যাপারটি সর্বসম্মত। কুরআন মজীদের বর্ণনা হতেও | 
প্রমাণিত হয় যে, এ সূরা ‘ইফ্‌ক' ঘটনা প্রসংগে নাযিল হয়েছিল (দ্বিতীয় ও তৃতীয় রুকুর আয়াত সমূহে এর বিস্তারিত |} 
] আলোচনা করা হয়েছে)। আর এ ঘটনা যে এই বনী-সুস্তালিক যুদ্ধের সময় সংঘটিত হয়েছিল তা নির্ভরযোগ্য - 
| হাদীসের বর্ণনা হতেও প্রমাণিত হয়। কিন্তু তা সত্ত্বেও এ যুদ্ধ ৫ম হিজরীতে আহযাব যুদ্ধের পূর্বে হয়েছিল লা ৬ষ্ঠ |] 
হর হিজরীতে আহযাব যুদ্ধের পরে হয়েছিল, সে বিষয়ে মতভেদ রয়েছে। আসল ঘটনাটা কিঃ এর অনুসন্ধান একান্ত | 
হু জরুরী । পর্দার হুকুম কুরআন মজীদের দু'টি সূরাতেই আলোচিত হয়েছে। তার মধ্যে একটা এই সূরায় । আর | 
| ছিতীয়টা হল সূরা আহ্যাবে। এ যে আহযাব যুদ্ধের পরে নাযিল হয়েছিল, তা সর্বসম্মত । এখন আহযাব যুদ্ধ যদি | 
| প্রথমে হয়ে থাকে, তাহলে তার অর্থ এ দাড়ায় যে, পর্দা সংক্রান্ত প্রাথমিক হুকুম সূরা আহ্যাবেই দেয়া হয়েছে। আর | 
তার পরিপূর্ণতা বিধান হয়েছে এ সূরায় । কিন্তু বনী-মুস্তালিক যুদ্ধ যদি প্রথমে হয়ে থাকে তাহলে পর্দা সংক্রান্ত আইন- |} 
বিধানের পরষ্পরা উল্টা হয়ে যায় । তখন মানতে হয় যে, এ সংক্রান্ত আইন-বিধান সূরা নূর-এ নাযিল হওয়া শুরু হয়ে | 
| সূরা আহ্যাবে পূর্ণ হয়েছে এরূপ অবস্থায় পর্দা সংক্রান্ত যাবতীয়শীবধানের যৌক্তিকতা ও তার অন্তস্থ সৌন্দর্য বুঝতে |$ 
[| পারা কঠিন হয়ে পড়ে। এ কারণে আসল আলোচনার পূর্বেই আমরা এর নাযিল হওয়ার সময় সম্পর্কে বিশদ | 
| আলোচনা করার প্রয়োজনীয়তা বোধ করছি। 
৪ এতিহাসিক ইবৃনে সা'আদ বলেন, বনী -মুস্তালিক যুদ্ধ ৫ম হিজরী সনে সংঘটিত হয়েছে। পরে এই বছরই | 
লট আহযাব (বা পরীখা) যুদ্ধ সংঘটিত হয়। এর সমর্থনে বড় প্রমাণ এই যে, ইফ্ক' সংক্রান্ত ঘটনা প্রসংগে হযরত | 


হু আয়েশা (রাঃ) হতে যেসব হাদীস বর্নিত হয়েছে, তার মধ্যে কিছু কিছু হযরত সা'আদ ইবনে উবাদাহ ও সা'দ 


| : ইবনে মুয়াষের পারস্পরিক মনগড়া বিবরণে উল্লেখিত হয়েছে। আর সব নির্ভরযোগ্য বর্ণনার দৃষ্টিতে হযরত 
ঘট সা'আদ ইবনে মুয়ায বনী-কুরাইযা-যুদ্ধে ইস্তেকাল করেন। আর তা আহযাব যুদ্ধের পরপরই সংঘটিত হয়েছিল। 


| কাজেই ৬ষ্ঠ হিজরীতে তার জীবিত থাকার কোন সম্ভাবনা থাকে না। অপর-দিকে এঁতিহাসিক মুহাম্মদ ইবনে 


॥| ইসহাক বলেন, আহযাব যুদ্ধ ৫ম হিজরী সনের ঘটনা । আর বনীল-মুস্তালিক যুদ্ধ সংঘটিত হয়েছিল ৬ষ্ঠ | 
| হিজরীতে । এ পর্যায়ে হযরত আয়েশা (রাঃ) ও অন্য লোকদের হতে বর্ণিত বিপুল সংখ্যক নির্ভরযোগ্য হাদীসের | 
| বৰ্ণনা এরই সমর্থক । তা হতে জানা যায় যে, ‘ইফ্ক' ঘটনার পূর্বে পর্দা সংক্রান্ত বিধান নাযিল হয়েছিল। এবং তা 
| সূরা আহযাবে বলা হয়েছে। তা হতে এ কথাও জানা যায় যে, এ সময় হযরত যয়নব (রাঃ)-এর সাথে নবী করীম সর 
[| (সঃ)-এর বিবাহ অনুষ্ঠিত হয়েছিল । এ আহযাব যুদ্ধের পরে ৫ম হিজরীর যিল্ককদ মাসের ঘটনা । সূরা আহযাবে | 
॥!| এরই উল্লেখ রয়েছে। এসব বর্ণনা হতে আরও জানা যায় যে, হযরত যয়নব (রাঃ)-এর বোন হামনা বিনতে [3 


ফ্লু জাহাশ হযরত আয়েশা (রাঃ)-এর ওপর দোষারোপ করার কাজে শুধু এ কারণে অংশগ্রহণ করেছিলেন যে, হযরত 


5 আয়েশা (রাঃ)-তার বোনের সতীন ছিলেন। আর বোনের সতীনের বিরুদ্ধে. এ এধরনের মনোভাব সৃষ্টি হওয়ার : | 


সুরা আন্‌- নূর -২৪ ৃ ১৬১ ১. পারা-১৮ 
[লতি ক 
ইসহাকের বর্ণনাকে মজবুত করে দেয়। তবে একটা জিনিস এ সব বর্ণনাকে নিঃসন্দহে অহণ করার পথে বাধা | 
হয়ে আছে; তা এই যে, ‘ইফ্ক' সংক্রান্ত ঘটনাকালে হযরত সা'আদ ইবনে মুয়ায (রাঃ) উপস্থিত ছিলেন বলে . |} 
এতে উল্লেখ করা হয়েছে। এতে যে অসুবিধা সৃষ্টি হয়, তার প্রতিকার এভাবে হতে পারে যে, এ ঘটনা সম্পর্কে |$ 

| হযরত আয়েশা (রাঃ) হতে যে সব রেওয়ায়েত বর্ণিত হয়েছে, তার কোন কোনটিতে. হযরত মূয়ায রোঃ)-র নাম 
উল্লেখ রয়েছে, আর কোন কোনটিতে তার স্থলে হযরত উসাইদ ইবনে হুযাইর (রাঃ)-এর নাম উল্লেখ করা 

| হয়েছে । আর এই দ্বিতীয় পর্যায়ের বর্ণনা স্বয়ং হযরত আয়েশা (রাঃ) হতে এ প্রসংগে বর্ণিত বর্ণনা হতে প্রমাদিত | 

| ঘটানার সঙ্গে পূর্ণ সামঞ্জস্যশীল। অন্যথায় হযরত মুয়ায (রাঃ) জীবিত ছিলেন এ কথার সত্যতা ঠিক রাখার জন্যে 

| যদি বনীল-মুস্তালিক যুদ্ধ ও “ইফ্ক' সংক্রান্ত ঘটনা আহযাব ও কুরাইযা যুদ্ধের পূর্বের ঘটনা বলে মেনে নিতে হয়, 
তা হলে আর একটি জটিলতা দেখা দেয়। তা হল এই যে, এ মেনে নিলে পর্দা সংক্রান্ত আয়াত'ও খয়নব (রাঃ)- 

| এর বিয়ে তারও পূর্বে অনুষ্ঠিত হয়েছে বলে মেনে নিতে হয় । অথচ পবিত্র কুরআন ও বিপুল সংখ্যক সহীহ বর্ণনা | 

তি] উভয়ই এ প্রমাণ করে যে, যয়নব (রাঃ)-এর বিয়ে ও পর্দার বিধান আহযাব ও কুরাইযা যুদ্ধের পর সংঘটিত 

|| হয়েছিল। এ কারণে ইবনে হাযম, ইবনে কাইয়েম এবং আরও কয়েকজন অনুসন্ধান বিশারদ মুহাম্মদ ইবনে 

ইসহাবের বর্ণনাকেই সহীহ বলে মেনে নিযেছেন। আমরাও তাকে সহীহ মেলে নিচ্ছি। 


্ 
: 
|| সূরা নূর ৬ষ্ঠ হিজরীর CUE Ret SEE Ce : 
প্রমানিত হওয়ার পর, যে পরিবেশ-পরিস্থিতির মধ্যে এ সূরা নাযিল হয়েছিল তাই আমাদের বিবেষ্য বিষয় 1 বদর যুদ্ধে |} 
| জয়লাভের ফলে গোটা আরবদেশে ইসলামী আন্দোলনের যে উত্থান শুরু হয়েছিল, পর়ীখা-যুদ্ধ পর্যন্ত পৌছতে 
- _ তার মাত্রা এতদূর বৃদ্ধি পায় যে, মোশরেক, ইহুদী, মুনাফেক ও প্রতীক্ষমান লোকেরা স্পষ্ট মনে করছিল { 
| যে এই নবোখিত শক্তিকে শুধুমাত্র হাতিয়ার ও সৈন্য-সামস্তের জোরে পরাজিত করা যাবে না। পরীক্ষা-যুদ্ধে এরা 
| সম্মিলিতভাবে দশ হাজার সৈন্য নিয়ে মদীনার উপর হামলা চালিয়েছিল, কিন্তু একমাসকাল মাথা ঠুকে কিছুই 
পল, করতে পারলো না, ব্যর্থ মনোরথ হয়ে চলে যেতে বাধ্য হয়েছিল। তাদের ফিরে যাওয়ার সংগ্বে-সংগে নরী করীম 
| (সঃ) প্রকাশ্যভাবে ঘোষণা করেছিলেনঃ" 
(YUM ১৮৯ বট এ ৯ AD EIFS HES I Ele ant AS ৯৯০৯ ৮ 
-“এ বছরের পর কুঁণাইশরা আর তোমাদের ওপর” হে মুসলমানরা হামলা করতে পারবে না। বরং র 
লিট তোমরাই তাদের উপর আক্রমণ চালাবে ।” 5 
রা অন্যকথায় রসূলে করীম (সঃ) যেন ঘোষণা করলেন যে, ইসলাম বিরোধী শক্তিগুলোর অগ্রগতির শক্তি রহিত হয়ে 
| গেছে, এখন ইসলাম আত্মরক্ষার নয়, অগ্রগতির লড়াই লড়বে ও কুফরী শক্তিকে অথগতির নয় আত্মরক্ষার লড়াই | 
t 
3 


রি লড়তে হবে। বস্তুতঃ এ ছিল তখনকার প্রকৃত অবস্থার সঠিক যাচাই ও বর্ণনা। গতিক্ষও তা খুব সুলেছোরে : 
| অনুভব করছিল। | |: 


কিতা হর রাজি ১১২ 
পর্যন্ত প্রত্যেকটি লড়াইয়ে কাফেররা কয়েকগুণ অধিক শক্তি নিয়ে এগিয়ে এসেছিল। গণনার দিক দিয়ে কখনও |} 


ER ES 


|| আরববাসীদের মধ্যে মুসলমান শতকরা দশজনও ছিল না। অন্ত্র-শস্ত্রের দিক দিয়েও মুসলমানদের কোন শ্রেষ্ঠত্ব [প্র 
ETT 


255 
J 
| দিয়েও মুসলমানরা কাফেরদের মুকাবিলায় কিছুমাত্র অগ্রসর ছিল না। বরং সমগ্র আরবের যাবতীয় অর্থনৈতিক 


2৫9৫ 


উপায় উপাদান কাফেরদেরই করায়ন্ত ছিল; আর মুসলমানরা ছিল ক্ষুধার্ত ও অভাব-কাতর। কাফেরদের পশ্চাতে | 

‘ছিল সমহ আরবের মোশরেক ও আহলি-কিতাব জনতা; আর মুসলমানরা নতুন দ্বীনের দাওয়াত দিয়ে প্রাচীন [ঘর 
ব্যবস্থার সকল সমর্থকদের সহানুভূতি হারিয়ে ফেলেছিল। এরূপ অবস্থায়ও যে জিনিস মুসলমানদেরকে | 
নিরবচ্ছিন্রভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল, আসলে তা ছিল মুসলমানদের নৈতিক শক্তি, সমগ্র ইসলাম- 

. দুশমন শঙ্কু তা মর্মে মর্মে অনুভব করত । একদিকে তারা দেখতে পেত, নবী করীম (সঃ) ও সাহাবা কেরাম 
নিফলংক চরিত্রের অধিকারী; তাদের চারিত্রিক পবিত্রতা, পরিচ্ছন্নতা, ও দৃঢ়তা লোকদের দিলকে জয় করছিল; |$ 
অপর দিকে তালা স্পষ্ট লক্ষ্য করছিল যে, ব্যক্তিগত ও সমষ্টিগত চারিত্রিক পরিচ্ছন্নতা, মুসলিম সমাজে পরিপূর্ণ | 
এঁক্য, শৃংখলাবদ্ধতা ও নিয়মানুবর্তিতা সৃষ্টি করেছে। তার মুকাবিলায় মোশরেক ও ইহুদীদের দূর্বল সমাজ-ব্যবস্থা | 
শাস্তি ও যুদ্ধ উভয় অবস্থায় পরাজিতই হয়ে যাচ্ছে। 


হীন প্রকৃতির লোকদের বিশেষত্ব হল এই যে, তারা যখন অন্যদের গুণ-বৈশিষ্ট্য ও নিজেদের দুর্বলতা সুস্পষ্টরূপে |} 
দেখতে পায় এবং লক্ষ্য করে যে, অন্যদের বৈশিষ্ট্য তাদেরকে অগ্রসর করছে, আর নিজেদের দুর্বলতা তাদেরকে | 
ক্রমশঃ নীচের দিকেই নিয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে নিজেদের দুর্বলতা দূর করার এবং অন্যদের গুণ নিজেদের 

মধ্যে প্রতিফলিত করার কোন চেষ্টা বা ইচ্ছাই জাগে না। বরং ভারা যে রকমেই হোক অন্যদের মধ্যেও নিজেদেরই | 
মত দুর্বলতা সৃষ্টি করতে চেষ্টিত হয়। আর এ যদি না-ই করতে পারে, অন্তত তাদের উপর এত পরিমাণ কাদা | 
ছুঁড়তে চেষ্টা করে যেন দুনিয়ার সামনে তাদের গুণ-বৈশিষ্ট নিঙ্কলংক হয়ে থাকতে না পারে। বস্তুত এই | 
মানসিকতাই পূর্বোক্ত পর্যায়ে ইসলামের দুশমনদের যাবতীয় তৎপরতা সামরিক তৎপরতার পরিবর্তে হীন আক্রমণ | 
ও আভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টির দিকেই নিবন্ধ হয় । আর এর কাজ বাইরের দুশমনদের তুলনায় মুসলিম সমাজের 

ভিতরকার মুনাফেকরা অধিক সাফল্য সহকারে সম্পন্ন করতে সক্ষম ছিল। এজন্যে ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, | 
মদীনার মোনাফেকদের মধ্যে নানারূপ ফেতনা সৃষ্টি করা এবং বাইরে থেকে তা হতে ইহুদী ও মোশরেকদের | 
বেশী-বেশী ফায়দা লাভ করাই তখন তাদের একমাত্র কর্মনীতি নির্ধারিত হয়েছিল। 5 


এ নতুন চেষ্টা ও ষড়যন্ত্রের প্রথম প্রকাশ ঘটে পঞ্চম হিজরীর যিলকদ মাসে। এ সময় নবী করীম (সঃ) নিজে আরব. | 
দেশ হতে পালক-পুত্র বানানোর জাহেলী পদ্ধতির চূড়ান্ত সমাপ্তির জন্য নিজেই তীর পালক-পুত্র যায়েদ ইবনে |} 
হারিস (রাঃ)-এর:তালাক-প্রাপ্তা স্ত্রী যয়নব বিন্তে জাহাশ (রাঃ)-কে বিয়ে করলেন। এতে মদীনার মুনাফেকরা | 
রসূল (সঃ) এর বিরুদ্ধে মিথ্যা প্রচারণার এক সর্বাত্মক অভিযান শুরু করার সুযোগ পেল । আর বাইরের ইহুদী ও | 
মোশরেকরাও মুনাফেকদের সুরের সাথে সুর মিলিয়ে মিথ্যা দোষারোপের এক মহা তুফান সৃষ্টি করলো । তারা [পর 
নানাবিধ আশ্চর্যজনক গল্প রচনা করে সমাজের লোকদের মধ্যে ছড়িয়ে দিল। মিথ্যা-মিথ্যি বলতে লাগল, মুহা্মদ | 
(সঃ)-তার পালক-পুত্রের স্ত্রীকে দেখে তার ওপর আসক্ত হয়েছেন, পুত্র তা জানতে পেরে নিজ স্ত্রীকে তালাক | 
দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। অতঃপর তিনি নিজে স্বীয় পুত্রবধুকে বিবাহ করেছেন। এ ভাবে মিথ্যা কাহিনীর একে | 
পাহাড় রচনা করে তারা লোকদের সামনে দীড় করিয়ে দিল। এ কাহিনী তারা এত ব্যাপকভাবে ছড়িয়ে দিল যে ||: 
| মুসলমানরা পর্যন্ত তার প্রভাব হতে বাঁচতে পারল না। এমন কি, মুহাদ্দিস ও মুফাস্সিরদের একশ্রেণী হযরত |]. 
| জয়নব ও যায়েদ (রাঃ) সম্পর্কে যে সব বর্ণনার উল্লেখ করেছেন, তাতে এখন পর্যন্ত সেই মনগড়া কাহিনীর বিছিন্ন | 
| অংশ দেখতে পাওয়া যায়। আর পশ্চিমের প্রাচ্যবিদরা তার সংগে নুন-ঝাল মিশিয়ে নিজেদের বিভিন্ন গ্রন্থে তার 


22 


পচ 


ORC RON PRD 


(১: 


.-E EH, EU ট- আআ আও আ।- আজ) 


Ei উর ১৬৩ পারা- ১৮ 


ভন সি--2-7-2-2-2 ০7-০7-2729 ১৪ 2: জজ জং জা জাভা 5 জা জা হা তাত se ES RECESSES 
AEB cE; এ লজ জা এ ০ ১8 ও HB aR > at ১... 8. - a আস বি: এ ০ ALAN. ১০০৯৮ ২ ২০০২৯৭৮৮৮৪৩ . 


চে কড়চা আৰ) EEE GUE CERES 
‘মুত্তালিবের কন্যা) ছিলেন। বাল্যকাল হতে যৌবনকাল পর্যস্ত তার সমস্ত সময় নবী করীম (সঃ)-এর চোখের [1 
সামনে অতিবাহিত হয়েছে। তাকে রসূলে করীম (সঃ)-এর সহসা একদিন দেখে নেয়া এবং (নাউযুবিল্লাহ)-তার 
ওপর আসক্ত হওয়ার কোন প্রশ্নই উঠতে পারে না । এ ঘটনার মাত্র এক বছয় পূর্বে তিনি নিজেই তাকে বাধ্য করে 
হযরত যায়েদ (রাঃ)-এর সহিত বিবাহ দিয়েছিলেন । তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ এই বিয়েতে মাত্রই রাজী 
ছিলেন না। স্বয়ং হযরত যয়নব (রাঃ)-ও মোটেই প্রস্তুত ছিলেন না এ বিয়ের জন্যে । কেননা কুরাইশদের 
অভিজাত ঘরের এক কন্যার পক্ষে এক আজাদ করা গোলামের স্ত্রী হাতে রাজী হওয়া স্বভাবতই ছিল এক কঠিন 
ব্যাপার । কিন্তু নবী করীম (সঃ) মুসলিম সমাজে সামাজিক সমতা. বিধানের কাজ নিজেদের খান্দানের মধ্যেই শুরু 
করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। এজন্যে তিনি তাকে স্পষ্ট অদেশ দিয়ে এ বিয়েতে বাধ্য করেন। এ সমস্ত ব্যাপারই 
পট শত্ৰু-মিত্ৰ সকলেরই ভালোভাবে জানা ছিল। আর হযরত যয়নব (রাঃ)-এর বংশীয় গৌরব অনুভূতিই ছিল সেই 
আসল কারণ যার দরুন হুযরত যায়েদ (রাঃ)-এর সঙ্গে তার বনিবন৷ হয়নি, শেষ পর্যস্ত তালাক সংঘটিত হয়। এ 
সব কথাও সমাজের কারো অজানা ছিল না.। কিন্তু তা. সত্ব নির্লজ্জ মিথ্যাবাদিরা নবী করীম (সঃ)-এর চরিত্রে 
নিকৃষ্ট ধরনের কলংক আরোপ করতে চেষ্টিত হয় এবং মারাত্বক নৈতিক অভিযোগ আনে । আর সেগুলোকে এতই | 
ছড়িয়ে দেয় যে, আজ পর্যন্ত তাদের এই মিথ্যা প্রচারণার ক্ষতচিহন বিশেষ বিশেষ ক্ষেত্রে লক্ষ্য করা যায় । অতঃপর | 
তারা দ্বিতীয় হামলা চালিয়েছিল বনী -সুস্তালিক্ঠ যুদ্ধের সময়। আর এ ছিল পূর্ব অপেক্ষাও কঠিনতর হামলা। 
বনী -মুস্তালিক ছিল বনী-খাযয়া নামক গোত্রের একটি শাখা । এরা লোহিত সাগরের তীরভূমে জেদ্দা ও রাবেগ- 
এর মধ্যবর্তী কুদাইদ এলাকায় বসবাস করত । তাদের ঝর্ণাধারার নাম ছিল “মুরাইসী' 1 তারই আশেপাশে এই 
গোত্রের লোকেরা বসতি স্থাপন করে থাকত। এ সম্পর্কের কারণে হাদীসে এই যুদ্ধকে মুরাইসী ....... টিন 
অভিযান নামে আখ্যায়িত করা হয়েছে। 


বিনা FRSA এ স্থানের লোকেরা মুসলমানদের বিরুদ্ধে || 
| যুদ্ধ করার প্রস্তুতি গ্রহণ করছে, আর. অন্যান্য গোত্রকেও এজন্যে সংঘবদ্ধ করার চেষ্টায় লেগে গেছে । একথা [৪ 
| জানবার পরপরই এক সৈন্যবাহিনী নিয়ে তিনি এই লোকদের দিকে রওনা হয়ে গেলেন। ফেতনা মাথাচাড়া দিয়ে 
উঠবার পূর্বেই তাকে নিমূর্ল করে দেয়াই ছিল রসূলে করীম(সঃ)-এর এই অগ্রগমনের লক্ষ্য । মুনাফেক শ্রেষ্ঠ 
আব্দুল্লাহ্‌ ইবনে উবাই বিপুল সংখ্যক মুনাফেক সংগে নিয়ে এ যুদ্ধ-যাত্রায় নবী করীম(সঃ)-এর সংগে শরীক হয়। 
এঁতিহাসিক ইবনে সা'আদ বলেন, ইতিপূর্বে কোন যুদ্ধেই এত সংখ্যক মুনাফেক যোগদান করেনি। 'মুরাইসী' | 
নামক স্থানে পৌছে নবী করীম (সঃ) সহসাই শত্রুর ওপর হামলা চালান এবং কিছুক্ষণ যুদ্ধের পরই সমস্ত | 
গোত্রটিকে মাল-সামান সহ গ্রেফতার করে ফেলেন। এ অভিযান হতে অবসর লাভের পর ইসলামের সৈন্য-বাহিনী |] 
“মুরাইসী'তে তাবু গেড়ে অবস্থান করতে থাকা কালেই একদিন হযরত উমর (রাঃ)-এর জনৈক কর্মচারী (জাহজাহ |: 
ইবনে মাসউদ গেফারী)-এবং খাযরাজ গোত্রের জনৈক সহযোগীর (সিনান ইবনে অবার জুহানী) মধ্যে পানি নিয়ে | 
ঝগড়ার সৃষ্টি হয়। তাদের একজন আনসারদেরকে .ডাক দেয় অপরজন ডাকে মুহাজিরদেরকে। উভ্য়দিকে | 
লোক সমাবেশ হল । উপস্থিত ক্ষেত্রেই ব্যাপারটি মীমাংসা হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই -যার সম্পর্ক সর 
ছিল আনসারদের খাযরাজ কবীলার সংগে-ভিলকে তাল করে ব্যাপারটিকে জটিল করে তুলল। সে আনসার |] 
বাহিনীকে এই বলে উত্তেজিত করতে লাগল যে, “এই মুহাজিররা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছে, আমাদের | 
প্রতিপক্ষ হয়ে বসেছে আমাদের ও এই কুরাইশ কাংগালদের অবস্থা ঠিক এরূপ যে তোমরা কুকুর পাল; যেন সে ' | 
তোমাকেই কামড়াতে পারে । এ সবকিছু তোমাদের নিজেদেরই কৃতকর্ম । তোমরা নিজেরাই তাদের এখানে এনে | 


দা 


(ans 


সেটে 


Sn XA Cm mo x Wm BC দশ 


সুরা আনৃ- নূর -২৪ . ' ১৬৪ ূ পারা- ১৮ 


ny mF. 


; পৌছানোর পর আমাদের মধ্যে যে “সন্মানিত: সে 'সশ্বীনহীনকে' বহিষ্কৃত করবে*”। নর 
টু: " নঘী করীম (সঃ) যখন এ সমস্ত কথাবার্তা শুনতে পেলেন, তখন হযরত উমর (রাঃ) পরামর্শ দিলেন যে, এ 
| ব্যক্তিকে খুন করে ফেলা উচিত । কিন্তু নবী করীম (সঃ) বললেনঃ | 
| 42059 Gila of AL ৬৯০৯০৩। acl AS 


“_হে উমর, তা কেমন করে করা যাথে। তা করলে তো লোকেরা বলবে যে, মুহাম্মদ তার নিজের সংগীদেরকে 
হত্যা করে।” 


| অতঃপর নবী করীম (সঃ)-এ স্থান ত্যাগ করে অবিলম্বে চলে যাওয়ার নির্দেশ দিলেন। পরের দিন দ্বিপ্রহর পর্যন্তও . 
- | কোথাও অবস্থান করলেন না, চলতেই থাকলেন। উদ্দেশ্য ছিল এই যে, লোকেরা চলতে চলতে যেন ক্লান্ত-শ্রান্ত 
[ফ্লু হয়ে পড়ে, কেহ বসে থেকে কোন পরামর্শ করার সুযোগ যেন না পায়। পথিমধ্যে উসাইদ ইবনে হুযাইর (রাঃ) 
| বললেনঃ “হে আল্লাহর নবী, আজ তো আপনি আপনার নীতির বিপরীত অসময়ে চলবার নির্দেশ দিলেন?" 
|] জবাবে তিনি বললেনঃ “তোমাদের সংগীটি কি সব কথাবার্তা ফলেছে তা তুমি শুনতে পাও নি কি?” তিনি 
|. জিজ্ঞাসা করলেন, “কোন সংগী?” নবী করীম (সঃ) বললনঃ “আব্দুল্লাহ ইবনে উবাই। ” তিনি বললেনঃ “হে 
|| রসূল, এ ব্যক্তির অপরাধ ক্ষমা করে দিন। আপনি যখন এসেছিলেন, তখন এ ব্যক্তিকে আমরা বাদশাহ বানাবার 
ধাঁ সিদ্ধান্ত করেছিলাম, তার জন্যে বাদশাহীর মুকুট তৈরী হয়েছিল। আপনার আগমনে তার তৈরী করা খেলা নষ্ট 
| হয়ে গেল। এ কারণে তার মনে যে জ্বালার সৃষ্টি হয়েছে তাই সে এখন উদগীরণ করেছে মাত্র”। ব্যাপারটি তখন- 
নি] ও জটিল হতে পারেনি। ইতিমধ্যে সে আর একটা মারাত্মক কান্ড করে বসল। কান্ডটাও এমন যে, নবী করীম 
ন] ' সেঃ)-এবং তার প্রাণ-উৎত্সগকারী সাহাবীগণ যদি পরিপূর্ণ ধৈর্য, সহিষ্ণুতা ও বিচক্ষণতার সংগে তার মুকাবিলা না 
শিং করতেন, তা হলে মদীনার এই নবোখিত মুসলিম সমাজ-শক্তি'এক সর্বাত্বক আত্ম-কলহ ও গৃহযুদ্ধে চুরমার হয়ে 
লী যেত। কান্ডটা/ছিল এই যে, সে হযরত আয়েশা (রাঃ)-এর ওপর এক চরম অপমানকর মিথ্যা দোষারোপ করে 
5 বসল । মূল কাহিনীটা হযরত আয়েশা (রাঃ)-এর ভাষায়ই শুনা যাবে। এতে সমস্ত ব্যাপারটা পরিফার বুঝতে পারা 
. [| যাবে। মাঝে মাঝে ব্যাখার বিষয়গুলোকে আমরা অপরাপর বর্ণনার সাহায্যে বন্ধনীর মধ্যে লিখে দেব। যেন 
| হযরত আশেয়া সিদ্দিকার মূল বর্ণনার ধারা কোথাও বিরিষ্ট বা ব্যহত হতে না পারে তার জন্যই এ ব্যবস্থা। 
| হযরত আয়েশা (রাঃ) নিজেই রলেনঃ 
| “রসূলে করীম সেঃ)-এর নিময় ছিল যখন তিনি দূর দেশের সফরে বের হতেন তখন 'কোরআ'র সাহায্যে ফয়সালা 
বট করতেন, তার স্ত্রীদের মধ্যে কে তার সংগী হবে* । বনী: -মুস্তালিক যুদ্ধের সময় এ 'কোরআ' ব্যবহারে আমার নাম 
| বের হয়। ফলে আমি তার সংগে যাই। ফিরে আসার সময় যখন আমরা মদীনার নিকট পৌঁছাই, রাতে এক স্থানে 
শব নবী করীম (সঃ)-তারু গেড়ে অবস্থান করলেন। রাতের শেষভাগে সেখান হতে যাত্রার প্রস্তুতি শুরু করা হল। আমি 
| ঘুম হতে উঠে স্বাভাবিক প্রয়োজন পূরণের জন্যে বাইরে গেলাম ৷ ফিরে আসার সময় অবস্থানের জায়গার নিকটে 


SLAG DR Se Be Se Sle CLL DDE CO bt ef en on ht ri ri Ta শর শশশ্রশ্রাশ ভাজ আজ জজ জজ জজ উজ জজ ৯ a 


CE) 
Lang 


EEE 


সূরা আনৃ- নূর -২৪ Co ১৬৫ পারা- ১৮ 


OEE BEE রা LE RS ES FE 
কাফেলা রওনা হয়ে গেছে। নিয়ম ছিল এ রকম যে, রওনা হবার সময় আমি আমার নিজের ‘হাওদাজে' (পালকি) 
বসে যেতাম ।.আর চারজন লোক তাকে তুলে উঠের পিঠের ওপর বেধে দিত। এ সময় খাদ্যের অভাবহেতু আমরা | 
মেয়েরা ছিলাম বড়ই হালকা-ভারহীন। আমার 'হাওদা ' তুলবার সময় লোকেরা অনুভবই করতে পারল না যে, 
আমি তার মধ্যে বসে নেই । তারা অজ্ঞাতসারে ‘হাওদা * উটের ওপর বসিয়ে রওনা হয়ে গেল। পরে আমি হার 
নিয়ে যখন ফিরে এলাম, তখন সেখানে কাউকেও দেখতে পেলাম না। ফলে আমার গায়ের চাদর দিয়ে সমস্ত 
শরীর আবৃত করে সেখানেই পড়ে থাকলাম, আর চিন্তা করতে লাগলাম, সামনের দিকে গিয়ে লোকেরা যখন 
আমাকে দেখতে পাবে না, তখন আমাকে তারা তালাশ করতে নিজেরাই ফিরে আসবে । এ অবস্থায় আমি ঘুমিয়ে 
পড়লাম । সকাল বেলা সাফওয়ান ইবনে মুয়াত্তাল সূলামী- যেখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম- সেখানে এসে 
| পৌছলেন। আমাকে দেখতে পেয়ে তিনি চিনতে পারলেন। কেননা পর্দার নির্দেশ নাযিল হওয়ার পূর্বে তিনি 
| ‘আমাকে কয়েকবারই দেখতে গেয়েছিলেন। (এ সাহাবী বদর-যুদ্ধে যোগদানকারীদের একজন ছিলেন। সকাল . 
ক পর্যন্ত ঘুমিয়ে থাকা তার অভ্যাস ছিল** এ জন্য তিনিও সৌন্যদের অবস্থানের কোন এক স্থানে পড়ে 
ঘুমাচ্ছিলেন। আর এখন ঘুম হতে উঠে মদীনা যাত্রা করেছিলেন ।)- 


* 'কোরআ'র নিয়ম লটারীর মত নয়। সব স্ত্রীরই অধিকার ছিল সমান । কাউকেও অপর কারো ওপর অগ্রাধিকার 
'দেওয়ার কোন যুক্তিসংগত কারণ ছিল না। এখন নবী করীম (সঃ)নিজে যদি কাউকেও বাছাই করে নিতেন, তবে 
তাতে অন্যদের মনে কষ্ট হওয়ার আশংকা ছিল। তাদের পরস্পরের মধ্যেও হিংসা জাগতে পারত এজন্যে তিনি 
'কোরআ'র মাধ্যমে এই ব্যাপারের ফয়সালা করতেন। শরীয়তে এসব ক্ষেত্রেই 'কোরআ" প্রয়োগ করা বিধিসম্মত। 
| কয়েকজন লোকের অধিকার যখন সমান, কাউকেও অন্য কারো ওপর অগ্রধিকার দেওয়ার যখন কোন যুক্তি- 
সংগত কারণ থাকে না, অথচ সকলকেই সে অধিকার দেওয়া যায় না, তখন 'কৌরআ'র সাহায্যে ফয়সালা করাই 
একমাত্র বৈধ উপায়। 
** আবুদাউদ ও অন্যান্য সুনান হাদীসের কিতাবে বলা হয়েছে, তীর স্ত্রী রসূল (সঃ)-এর নিকট অভিযোগ 
করেছিল যে, এ লোকটি কখনই ফজরের নামায সময়মত পড়ে না। তিনি এজন্যে ওযর পেশ করে বলেছিলেন যে, 
এ তাঁর বংশানুক্রমিক দোষ৷ বেলা উঠা পর্যন্ত ঘুমিয়ে থাকা তার এ অত্যাসকে তিন কোনক্রমেই দূর করতে 
পায়েননি ৷ এ শুনে নবী করীম (সঃ) বলেছিলেনঃ আচ্ছা, চোখ খুলতেই কিন্তু অবিলম্বে নামায পড়ে নেবে । কোন ' 
কোন মুহাদ্দিস তার কাফেলার পিছনে থেকে যাওয়ার মূলে এ কারণেরই উল্লেখ করেছেন। অবশ্য অন্য 
রম মুহাদ্দিসগণ এর কারণ বলছেন যে, নবী করীম (সঃ) নিজেই তাকে রাত্রির অন্ধকারে কাফেলা চলে যাওয়ার কারণে 
লী কোন জিনিস পড়ে থাকেত পারে এ আশংকায় সকাল বেলা তা তালাস করার দায়িত্ব দিয়ে রেখে গিয়েছিলেন 


র্‌ আমাকে দেখে তিনি উট থামালেন এবং বিস্ময়ের সংগে গ তার মুখে উচ্চারিত হল, “ইন্নালিল্লাহে ওয়া- ইনী ইলাইহে 
ক  রাজেউন! রসূলে করীম (সঃ)-এর বেগম এখানে রয়ে গেছেন!” এ শব্দ কানে যেতেই আমার ঘুম ভেঙ্গে যায়। 
আমি তাড়াতাড়ি উঠে বসলাম ও চাদর ছারা মুখ ঢেকে ফেললাম । তিনি আমার সংগে কোন কথাই বললেন না। 
তিনি তার উট এনে আমার সামনে বসিয়ে দিলেন, আর নিজে দূরে সরে দীড়ালেন। আমি উটের উপর উঠে 
বসলাম ৷ আর তিনি লাগাম ধরে হেটে রওনা হলেন। প্রায় দুপুরের সময় আমরা কাফেলাকে ধরলাম যখন তারা 
একস্থানে কেবল গিয়ে থেমেছিলেন মাত্র । আর আমি যে পিছনে পড়ে রয়ে গিয়েছি, তা তাদের কেউ জানতেও 
পারেনি । এ ঘটনার ওপর মিথ্যা দোযারোপের এক পাহাড় রচনা করা হল। যারা এ ব্যপারে অগ্রণী ছিল, তাদের 
মধ্যে আব্দুল্লাহ ইব্নে উবাই-ই ছিল সকলের অপেক্ষা অথসর। কিন্তু আমার বিরুদ্ধে কি কি কথা বলা হচ্ছে আমি 


জে 
পশ্রুশ০র্রশ্রিশতাশশ1৮--শরলরস্রস্রপ্রশ্ 


টে 


BT রি 


সর 
ate 


ee 


১৮৮ 


০০০০৮ সি লি SB eS aaa are a Beaded ০০০৩ রত ৯7430921555 রা 1 


অপর এক বর্ণনায় বলা হয়েছে, টিটি সওয়ার হয়ে হযরত আর়েশা (রি বে সমর '| 
সৈনিকদের তাবুতে উপস্থিত হলেন এবং তিনি পিছনে পড়েছিলেন বলে জানা গেল, তখনই আদা ইবনে উবাই |} 
চিৎকার করে উঠলঃ “আল্লাহর কসম, এ মেয়েলোকটি নিজেকে বাঁচিয়ে আসতে পারেনি । দেখ, দেখ, তোমাদের 
lo রক Godoy De 2s US, Sgt: : 
এসেছে”)। . রি 
মদীনায় উপস্থিত হওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়লাম প্রায় ক মাসকাল আমি শ্যাশায়ী হয়ে থাকি। শহরের | 
সর্বত্র এ মিথ্যা দোষারোপের খবর উড়ে বেড়াচ্ছিল। নবী করীম (সঃ)-এর কাছে পৌঁছাতেও দেরী হয়নি। কিন্তু | 
আমি কিছুই জানতে পারিনি । একটি জিনিস অবশ্য আমার মনে লাগছিল । তা এই যে, অসুস্থ অবস্থায় সাধারণত | ‘ 
রসূলে করীম (সঃ) যে রকম লক্ষ্য দিয়ে থাকেন, এবারে তিনি আমার প্রতি তেমন লক্ষ্য দিচ্ছেন না। তিনি ঘরে [লি 
আনতেন, ঘরের লোকদের শুধু জিজ্ঞাসা করতেন .: «ও কেমন আছে?*আমার সংগে | 
কোন কথা-বার্তা বলতেন না। এতে আমার মনে সন্দেহের সৃষ্টি হয়েছিল, কোন কিছু ঘটেছে হয়তো । শেষ পর্যন্ত [মি 
তার নিকট হতে অনুমতি নিয়ে আমি আমার মা'এর নিকট চলে গেলাম, যেন মা আমার দেখা-শুনা ভালোভাবে | 
করতে পারেন। |: 
একবার রাতে স্বাভাবিক প্রয়োজন পুরণের জন্যে মদীনার বাইরে গেলাম । -তখনকার সময় পর্যন্ত আমাদের সব | 
ঘরে পায়খানা নির্মিত হয় নি, আমরা প্রয়োজনের জন্যে বনে- জংগলেই যেতাম । আমার সংগে মিস্তাহ ইবনে | 


উনামার মা-ও ছিলেন, তিনি ছিলেন আমার পিতার খালাতো বোন। (অপর একটি বর্ণনা হতে জানা যায়, এই ||. 


গোটা পরিবারের লোকদের ভরণ-পোষণের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দীক-ই বহন করতেন; কিন্তু তা সত্তেও | 
মিস্তাহ হযরত আয়েশা (রাঃ)-এর বিরুদ্ধে প্রচারণাকারী দলের মধ্যে শামিল হয়ে গিয়েছিল)। পথিমধ্যে তিনি | 
আঘাত পান! সহসাই তার মুখ হতে বের হলঃ “ধ্বংস হোক মিস্তাহ" আমি ব্ল্লাম “তুমি কি রকম মা- নিজের | 
পুত্রের ধ্বংস কামনা কর। আর পুত্রও এমন, যে বদর-যুদ্ধে যোগদান করেছিল 1” তিনি বললেনঃ “হে মেয়ে, তুমি | 
কি কোনই খবর রাখো না?” অতপর তিনি সমস্ত কাহিনী আমাকে বললেন । মিথ্যাবাদীরা আমার সম্পর্কে কি কি | 
বলে বেড়াচ্ছিল, তা সবই শুনালেন। (মোনাফেকরা ছাড়া স্বয়ং মুসলমানদের মধ্য হতে যারা এ মিথ্যার অভিযানে | 
শরীক হয়েছিল, তাদের মধ্যে মিস্তাহ, ইসলামের প্রখ্যাত কবি হাসান ইবনে সাবেত ও হযরত যয়নব (রাঃ)-এর | 
বোন হামনা বিনতে জাহাশ বিশেষ ভূমিক! পালন করছিলেন।)-এ কাহিনী শুনে আমার রক্ত পানি হয়ে গেল। যে | 
জন্যে এসছিলাম সে প্রয়োজনের কথাও ভুলে গেলাম । সোজা ঘরে চলে গেলাম এবং সারা রাত কেদে কাটালাম 1” | 
এরপরের এ কাহিনী হযরত আশেয়া (রাঃ) বলেনঃ “আমার অনুপস্থিতিকালে রসূল করীম (সঃ) আলী ও উসামা [ই 
| ইবনে যায়েদ (রাঃ)কে ডাকলেন এবং তাদের নিকট এ বিষয় পরামর্শ চাইলেন। উসামা (রাঃ) আমার পক্ষে ভালো | 
পু] কথাই বললেন। বললেনঃ ১২85558১888 র্‌ 
যা কিছু বলে বেড়ানো হচ্ছে তা সবই পরিষ্কার মিথ্যা কথা, রচিত অভিযোগ মাত্র।” আর আলী (রাঃ) বললেনঃ |' 


“ইয়া রসূলাল্লাহ! 0711১81৯418 
পারেন। আর প্রকৃত ব্যাপার যদি জানতে চান, তা'হলে খাদেম মেয়েলোককে ডেকে অবস্থা জেনে নিতে পারেন।” 
খাদেম মেয়েলোকটিকে ডাক হল, তার নিকট জিজ্ঞাসাবাদ করা হল। সে বললঃ “আল্লাহর কসম- যিনি 
আপনাকে সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, আমি তার মধ্যে খারাব কিছুই দেখিনি, যে সম্পর্কে আপত্তি করা যেতে 
পারে। দোষ শুধু এতটুকুই দেখেছি যে, আমি আটা মেখে রেখে যেতাম, আর বলতামঃ বিবি, একটু দেখবেন; 
| কিন্তু তিনি ঘুমিয়ে পড়তেন, আর তৈরী.আটা ছাগলে এস খেয়ে যেত।” সে দিনই নবী করীম'  (সঃ)-তাঁর এক 
ই ভাষণে বললেনঃ “হে মুসলমানরা, তোমাদের মধ্যে এমন কে আছে, ৮1১০১১৯১১৪০ 
নিলি Bae 3 বগল ্ 272 ডি 5 


ঢু নয নুরুল নল 
মধ্যে কোন দোষ দেখতে পাইনি, না সেই লোকটির মধ্যে যার সম্পর্কে এ অভিযোগ তোলা হয়েছে । আমার | 
অনুপস্থিতির সময়ে সে তো কখনই আমার ঘরে আসেনি ।” এ কথা শুনে উসাইদ ইবৃনে হ্যাইর (আর কোন কোন 
বর্ণনা মতে হযরত সা'আদ ইবনে মাআয)* দাড়িয়ে বললেনঃ “ইয়া রসূলাল্লাহ! অভিযোগকারী যদি আমাদের 
বংশের লোক হয়ে থাকে তা হলে আমরা তাকে হত্যা করব। আর আমাদের ভাই খাজরাজ কবীলার লোক হলে 


আপনি যা বলবেন, তাই করব।” এ কথা শুনতেই খাজরাজ প্রধান সাআাদ ইবনে উবাদাহ দাড়িয়ে গেলেন এবং | 


বললেনঃ “তুমি মিথ্যা বলছ, তুমি কিছুতেই তাকে মারতে পারো না। তুমি তাকে হত্যা করার কথা এ জন্যে বলেছ 
যে, সে খাজরাজ বংশের লোক । সে তোমাদের কবিলার লোক হলে তুমি কখনোই তাকে হত্যা করার কথা বলতে 
| পারতে না।” ** জওয়াবে তাকে বলা হয়েছিলঃ “তুমি তো মুনাফেক, এজন্যেই মুনাফেকদের সমর্থন দিচ্ছ।” 
| এতে মসজিদে নববীতে একটা হাংগামার সৃষ্টি হয়। নবী করীম (সঃ) মিম্বরের ওপর দাড়িয়ে ছিলেন। আওস ও 
পট খাজরাজ বংশদ্বয়ের লোকেরা মসজিদেই লড়াই করতে লিপ্ত হওয়ার উপক্রম করেছিল । কিন্তু নবী করীম (সঃ)- 
তাদেরকে ঠান্ডা করেন এবং পরে মিম্বরের উপর হতে নেমে আসেন ।” 


হযরত আয়েশা (রাঃ) সংক্রান্ত কাহিনীর বিবরণ আমরা তফসীরে আলোচনা প্রসংগে সেখানে বর্ণনা করব যেখানে 
আল্লাহতা'আলা তার নির্দোষিতার কথা নাযিল করেছেন। এখানে যা বলতে চাই তা এই যে, আব্দুল্লাহ ইবনে 
উবাই এ গন্ডগোলের সৃষ্টি করে একই ঢিলে কয়েক প্রকারের পাখী শিকার করতে চেয়েছিল। একদিকে সে রসূলে 
করীম (সঃ) ও হযরত আবুবকর (রাঃ)-এর ইজ্জতের উপর হামলা করল, অপর দিকে সে ইসলামী আন্দোলনের 
সর্বোচ্চ নৈতিক মান ও মর্যাদাকে বিনষ্ট করতে চেষ্টিত হল। তৃতীয় দিকে সে এমন এক অগ্নিক্ষুলিংগ নিক্ষেপ 
প্র করল, ইসলাম যদি মুসলমানদের মধ্যে সত্যিই কোন পরিবর্তন সূচিত করে না থাকত, তাহলে মুহাজির ও 
শর আনসার এবং স্বয়ং আনসারদের উভয় কবীলাই পরস্পরের সাথে কঠিন লড়াইয়ে লিপ্ত হয়ে পড়তো । 


* সম্ভবতঃ এ পার্থক্যের কারণ এই যে হযরত আয়েশা (রাঃ) নাম উল্লেখের পরিবর্তে শুধু আওস সরদার | 
বলেছিলেন। ক্লোন বর্ননাকারী এর অর্থ বুঝেছেন হযরত মাআযকে । কেননা তার জীবনকালে তিনিই আওস | 
বংশের সরদার ছিলেন। ইতিহাসে সরদার হিসাবে তিনিই প্রখ্যাত। কিন্তু আসল ব্যাপার হল এই যে, 'এ ঘটনার | 
সময় তারই চাচাতো ভাই উসাইদ ইবনে হুজাইরই আওস বংশের সরদার ছিলেন। 


| ** হযরত সাআদ ইবনে উবাগাহ যদিও খুবই নেক চরিত্রের ও নিষ্টবান মুসলমান ছিলেন, নবীর প্রতি গভীর 
ঘট ভালবাসা পোষণ করতেন, মদীনায় যাদের চেষ্টায় ইসলাম প্রচারিত হয়, তাদের মধ্যে তিনিই ছিলেন অগ্রবর্তী, 
ঘর| কিন্তু এসব বৈশিষ্ট্য থাকা সত্বেও তার মধ্যে নিজ গোত্রের ব্যাপারে শক্ত বিদ্বেষ বর্তমান ছিল । এ কারণেই তিনি 
আব্দুল্লাহ ইবনে উবাই-এর পৃষ্টপোষকতা করলেন। কেননা সে তার কবীলার লোক ছিল। এ কারণেই মক্কা 
বিজয়কালে তার মুখে উচ্চারিত হয়েছিলঃ ২১১41 4/-৯-০ 15241 * ২44 (52 (41 


(আজ তো রক্তপাতের দিন। আজ এখানকার মর্যাদা বিনষ্ট করা হবে।” এতে রসূলে করীম (সঃ) অসন্তুষ্ট হয়ে তার 


* হাত হতে ঝান্ডা কেড়ে নিয়েছিলেন। শেষ পর্যন্ত নবী করীম (সেঃ)-এর ইন্তেকালের পর সহীফায়ে বনী সায়েদার 
সভায় তিনিই দাবী করেছিলেন, খেলাফত তো আনসারদের প্রাপ্য। কিন্তু তার দাবী যখন স্বীকৃত হল না, 
আনসার মুহাজির সকলে মিলে হযরত আবুবকর (রাঃ) হাতে “বায়াত' করলেন তখন তিনি একাকী রয়ে 
গিয়েছিলেন। তিনি বায়াত" করতে অস্বীকার করলেন । আর মৃত্যু পর্যন্ত তিনি কুরাইশ বংশের কোন খলীফাকে 


সূরা আন্‌- নুর -২৪ 3 Ee ___ পারা- ১৮ 


PEPE SLI এজাজ 

| সূরা ‘নূর’ নাযিল, হয় । এ পটভুমি সামনে রেখে এই দুটো সূরারই ক্রমিক অধ্যয়ন করা হলে এতে সন্নিবেশিত 
, || আইন-বিধান সমূহের গভীর তাৎপর্য ও যথার্থতা উপলব্ধি করা যায়। মুনাফেকরা মুসলমানদেরকে তাদের. আসল 
শ্রেষ্ঠত্বের ময়দানেই পরাজিত করতে চেয়েছিল। আল্লাহতা’আলা তাদের নৈতিক আক্রমণের জবাবে কোন 
ক্রোধান্ধ ভাষণ দেয়ার বা মুসলমানদেরকেও জবাবী হামলা চালাতে উদ্বুদ্ধ করার পরিবর্তে তাদেরকে বিশেষ | 
শিক্ষাদানের ওপরই সমস্ত লক্ষ্য দান করলেন। তিনি বললেনঃ তোমাদের নৈতিকতার ক্ষেত্রে যেখানে যেখানে | 
ফাটল ধরেছে, তা অবিলম্বে দূর কর, আর এ ক্ষেত্রটিকে আরও সুদৃঢ় ও নিখুত বানাতে চেষ্টা কর। এখানেই দেখা ‘J 
গিয়েছে, যয়নব (রাঃ)-এর বিয়ের সময় মুনাফেক ও কাফেররা কত বড় বিরুদ্ধ তুফানের সৃষ্টি করেছিল এখন সূরা |: 
আহযাব বের করে পড়ুন; ০১৯০১০৮৮৯৪০ 
তম প্রদান করা হয়েছেঃ 
পি] ১. নবীকরীম (সঃ)-এর পবিত্র স্ত্রীগণকে নির্দেশ দেয়া হয়েছে যে, তোমরা নিজেদের ঘরে সম্মান ও স্থিতি 
| সহকারে অবস্থান কর। সু-সাজে সজ্জিতা হয়ে ঘরের বাইরে যেও না। পর-পুরুষদের সাথে কথা বলার | 
প্রয়োজন হলে কোমল কণ্ঠে কথা বলবে না। যেন কেউ অন্যায় আশা পোষণ করতে না পারে। (৪র্থ রুকু) | 


নবী করীম(সঃ)-এর ঘরে পর পুরুষদের বিনানুমতিতে প্রবেশ বন্ধ করে দেয়া হল। হেদায়াত করা হল যে, 
নবীর বেগমদের নিকট কোন জিনিস চাইতে হলে পর্দার আড়ালে থেকে চাইবে। 


গায়ের মুহাররম পুরুষ এবং মুহাররম আত্মীয়-স্বজনের মধ্যে পার্থক্য দেখানো হল। নিদের্শ দেয়া হল যে, | 
নবীর বেগমদের শুধু মুহাররম আত্মীয়রাই নবীর ঘরে অবাধে যাতায়াত করতে পারবে। | 
মুসলমানদের বলা হল যে, নবীর স্ত্রীরা তোমাদের মা। একজন মুসলমানের পক্ষে তার আপন মাকে বিয়ে 

করা যেমন হারাম, তেমনি রসূল. (সঃ)-এর বেগমদের বিয়ে করাও চিরদিনের জন্যে হারাম । অতএব সব 
মুসলমানই যেন তাদের সম্পর্কে নিয়েত পাক রাখে। 


মুসলমানদেরকে সাবধান করে বল! হলঃ নবীর মনে কষ্ট দেয়া দুনিয়া ও পরকালে আল্লাহর লানত ও | 
অপমানকর আযাব নাযিল হওয়ার কারণ ঘটায়। অনুরূপভাবে কোন মুসলমানের ইজ্জতের উপর হামলা | 
করা এবং তার ওপর অন্যায়ভাবে অভিযোগ করা বড়ই গুনাহের কাজ । (৫ম রুকু) ই 
সব মুসলিম মহিলাদের প্রতি নির্দেশ দেয়া হল, বাইরে বের হওয়ার প্রয়োজন হলে চাদর 'দ্বারা নিজেকে 
সম্পূর্ণরূপে ঢেকে নিয়ে এবং ঘোমটা দিয়ে বের হবে। (৮ম রুকু) 


পরে 'ইফক' ঘটনার কারণে মদীনার সমাজে যখন একটা বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হল, তখন সূরা 'নূর' || 
নৈতিক চরিত্র, সমাজ ও আইন সম্পর্কিত এমন সব বিধান ও হেদায়াতসহ নাযিল হল যার উদ্দেশ্য হল | 
প্রথমত মুসলিম সমাজকে সব রকমের খারাবী সৃষ্টি ও তার বিস্তার হতে রক্ষা করা, আর যদি তেমন কোন 
ঘটনা কখনও ঘটেও তবে অনতিবিলম্বে তার প্রতিবিধান করা । এ পর্যায়ের আইন-বিধান যে ক্রমিকধারা 
অনুযায়ী এ সূরায় নাযিল হয়েছে, সে অনুপাতে এখানে আমরা তা লিপিবদ্ধ করছি। এ পড়ে পাঠক ধারণা 
করতে পারবেন যে, কুরআন ঠিক এক মনস্তাত্বিক পরিবেশে মানব-জীবনের সংশোধন, শুদ্ধতা বিধান ও 
পাঠের জন্য একই সময় আইনগত, ১৮৮৮৯ 


শি সর 502178৮2722 


টি তু সে 
তারের RT জলি তো 
তাকে একটা ফৌজদারী অপরাধরূপে নির্দিষ্ট করে সে জন্যে একশত কোড়া শাস্তি-বিধান করা হয় । 
ব্যভিচার-অপরাধী স্ত্রী-পুরুষদের সংগে সামাজিক বয়কট প্রয়োগ করার নির্দেশ দেয়া হয় এবং তাদের 
সংগে বিয়ের সম্পর্ক স্থাপন করতে ঈমানদার লোকদেরকে নিষেধ করা হয়। 


যে ব্যক্তি অপর কোন ব্যক্তির ওপর ব্যভিচারের অভিযোগ আনবে অথচ তার প্রমাণের জন্য চারজন সাক্ষী 
পেশ করতে পারবে না, তার জন্য ৮০ কোড়া শাস্তি বিধান করা হয়। 


স্বামী যদি স্ত্রীর উপর এ তৃহ্মাত (মিথ্যা দোষারোপ) লাগায় তবে তার জন্য 'লেয়ান'- এর বিধান করা 
হয়। 


ISSR 


পু 


(am 
1 জজ 
MR RT হয হে হর 


৫0 


৪ তে a 


ক 


a: 


৫৬০০৪ 
নটি 
চিলি U 


[সি 
EB 


৮৫, 
on) 


বি 


টি 


a 
an 


৯2 


হযরত আয়েশা (রাঃ)-র . ওপর মুনাফেকদের আরোপিত মিথ্যা অভিযোগের প্রতিবাদ করে নির্দেশ দেয়া 
হয়েছে যে, শরীফ চরিত্রের লোকদের বিরুদ্ধে যে কোন অভিযোগকে চোখ বুজে গ্রহণ করা উচিত নয়, 
আর না তা ছড়াতে চেষ্টা করা উচিত। এ ধরনের ভিত্তিহীন কথা যদি উড়তে থাকে, তবে তা সংগে সংগেই চেপে 
যাওয়া ও তার বিস্তারের পথ বন্ধ করা কর্তব্য । এক মুখ হতে অন্য মুখে তাকে চারিদিকে বলে বেড়ানো 
কিছুতেই উচিত হতে পারে না। এ পর্যায়ে একটা নীতিগত সত্য কথা বুঝিয়ে দেয়া হয়েছে। তা এই যে, 
পবিত্র চরিত্রের ব্যক্তির জুড়ি পবিত্র চরিত্রের মেয়ে লোকই হতে পারে। খবীস ও খারাব চরিত্রের 
মেয়েলোকের সংগে তার মন-মেজাজের কোন মিলই দুচারদিনের জন্যেও হতে পারে না । পবিত্র চরিত্রের 

স্ত্রীলোকের ব্যাপারটাও এরূপ যে। তার মন ও আত্মা পবিত্র চরিত্র বিশিষ্ট পুরচ্ষের নিকট শাস্তি ও তৃপ্তি পেতে 
পারে, খবীস চরিত্রহীন ব্যক্তির নিকট নয়। এ দৃষ্টিতে বিচার করে দেখ, রসূলে করীম (সঃ)কে যদি 
তোমরা একজন পবিত্র আত্মার নিখুত চরিত্রের ব্যক্তি বলে জান, তাহলে একজন খবীস চরিত্রের মারী তার | 
সর্বাধিক প্রিয় জীবন-সংগিনী হতে পারে কি করে, এ কি তোমাদের বুদ্ধিতে আসে-না? বে নারী কার্যতঃ 
ব্যাডিচারের মতো হীনতর কাজে লিপ্ত হতে পারে, তার সাধারণ স্বাভাব ও আচার-ব্যবহার রসূল (সঃ)-এর | 
সাথে খাপ খাওয়ার যোগ্য হতে পারে কি করে? অতএব একজন নীচ প্রকৃতির ও হীন মানসিকতা সম্পন্ন | 
ব্যক্তি একটা ভিত্তিহীন অভিযোগ যদি তুলেই থাকে, তবে তাকে গ্রহণ করা তো দূরের কথা, তা সন্তাথ্য | 
মনে করে নেয়ার যোগ্য বিবেচিত হতে পারে না। চক্ষু খুলে তাকিয়ে দেখ, অভিযোগ তুলছে কোন 
র্যক্তি? আর অভিযোগ তুলছে কার সম্পর্কে, কার ওপর? | 


যে সব লোক ভিত্তিহীন খবর ও-উড়ো কথা ছড়ায় এবং মুসলিম সমাজে নির্লজ্জতা ও কুৎসিত বিষয়াদি 
প্রচলন করতে চেষ্টা করে তাদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা কোনরূপ সমর্থন পাওয়া তো দূরের কথা, 
বরং শাস্তি পাওয়ারই যোগ্য । 


একটা মূলনীতি নির্দিষ্ট করে দেয়া হয়েছে যে, মুসলিম সমাজে সামাজিক ও সামগ্রিক সম্পর্কের ভীত্তি হবে 
পারস্পরিক শুভ ধারণা । প্রত্যেক ব্যক্তিকেই নির্দোষ মনে করতে হবে, -দোষ বা অপরাধ প্রমাণিত না 
হওয়া পর্যন্ত সে এ মর্ধাদাই পেতে থাকবে । এর বিপরীত প্রত্যেক-ব্যক্তিকেই অপরাধী মনে করে নিয়ে 
এবং তার নির্দোধিতা প্রমাণিত না হওয়া পর্যন্ত এ অবস্থার মধ্যে তাকে ফেলে রাখা ইসলামে সমর্থনীয় নয়। 


সাধারণভাবে লোকদেরকে বলা হয়েছে, কেউ যেন অপরের ঘরে অকুষ্ঠভাবে চুকে না পড়ে। অনুমতি 
ডি 


(১০ 


০৪ 
nn. eae Ma BD 


ভে 


৫ 


ED Een on IE 


EO 


| 


RR 


3 ১২১১১: ডু নহি 


২২ 


80-79-6২77 
Madan iA RAM Rn na REAP 3 


নারী এবং পুরুষকে চোখ নীচু করার ও নীচু রাখার নির্দেশ দেয়া হয়েছে। পরস্পরের মধ্যে দৃষ্টি বিনিময় টু 
করতে নিষেধ করা হয়েছে। is 
নারীদের আরও হুকুম দেয়া হল যে, নিজেদের ঘরের মধ্যেও যেন তারা মাথা ও বুক ঢেকে রাখে ৷ ন 
নারী সমাজকে হুকুম দেয়া হয়েছে তারা যেন নিজেদের ঘরের নিকটাত্মীয় ও ঘরের খাদেমদের ছাড়া আর. | 
কারো সামনে সুসঙ্জিতা হয়ে চলাফেরা না করে। ' 


তাদেরকে এ নির্দেশও দেয়া হল যে বাইরে বের হলে নিজেদের সাজ-সজ্জা ও রূপ-সৌন্দর্যকে লুকিয়ে 
রাখবে। শুধু তাই নয়, আওয়াজ সম্পন্ন কোন অলংকারও পরিধান করে বের হবে না। 


সমাজে নারী,ও পুরুষদের অবিবাহিত অবস্থায় বসে থাকাকে অপছন্দনীয় কাজ বলে ঘোষণা করা হয়। 
নির্দেশ দেয়া হয় যে, অবিবাহিত লোকদের বিবাহের ব্যবস্থা করতে হবে। এমনকি ক্রীতদাসী ও 
গোলামরাও যেন অবিবাহিত না থাকে । কেননা কুমারীত্ব অশ্লীল কাজ এবং অশ্লীল কাজের উদ্ভাবক উভয়ই 
হয়ে থাকে । অবিবাহিত লোকেরা আর কিছু না হোক খারাব ধরনের কথা শুনতে ও ছড়াতে ভালোবাসে ।. 


দাস ও দাসীদেরকে মুক্তির পথ নির্ধারণের জন্য মালিকের সংগে চুক্তিবন্ধ হওয়ার নিয়ম চালু করা হল। 
মালিক ছাড়া অন্যদেরও নির্দেশ দেয়া হল যে, এ ধরণের চুক্তিবদ্ধ দাস-দাসীদের যেন আর্থিক সাহায্য 
দেয়া হয়। . | | 
দাসীদের দিয়ে 'রোজগার' করানো নিষিদ্ধ হল। তদানীস্তন আরবদেশে এ কাজ দাস-দাসীদের দ্বারাই 
করানোর রেওয়াজ ছিল। এ নিষেধের ফলে বেশ্যা প্রথাই আইনত বন্ধ হয়ে গেল। 
গার্হস্থ্য সমাজে পারিবারিক চাকর ও অপ্রাপ্ত বয়ঙ্ক বালকদের জন্যে নিয়ম করে দেয়া হল, তারা যেন নিভৃত 
সময়ে -সকাল, দুপুর ও রাতকালে ঘরের পুরুষ বা নারীর ঘরে হঠাৎ প্রবেশ না করে বসে। সন্তানদেরও 
. ‘অনুমতি নিয়ে প্রবেশ করতে বলা হয়েছে। 
বৃদ্ধা নারীদের জন্য নিয়ম করে দেয়া হল, তারা নিজেদের ঘরের মধ্যে যদি মাথার 'কাপড় ফেলে দেয়, তবে 
. ভাতে কোন দোষ হবে না। কিন্তু নিদের্শ দেয়া হল যে, তারা যেন নিজেদেরকে পর পুরুষদের দেখিয়ে না |} 
'বেড়ায়। তাদেরকে নসীহত করা হল যে, বার্ধক্যে যদি তারা মাথায় কাপড় দিয়ে রাখে তবে তাদের | 
পক্ষে ভালোই হবে। | - 
অন্ধ, পংগু ও রুগ্ন লোকদেরকে এতখানি সুবিধা দেয়া হল যে, তারা যদি কারো কোন খারাব জিনিস বিনা 
অনুমতিতে খায় তবে তা চুরি বা খেয়ানত বলে ধরা হবে না। সে জন্যে তাদেরকে কোন রূপ পাকড়াও 
করা হবে না। 


নিকটবর্তী আত্মীয়-স্বজন ও অতি আপন বন্ধুদেরকে এ অধিকার দেয়া হল যে, তারা পরস্পরের ঘরের 
জিনিস বিনা অনুমতিতে খেতে পারবে আর এ নিজেদের ঘরেরই জিনিস খাওয়ার মত গণ্য হবে। এভাবে 
সমাজের বিভিন্ন ব্যক্তিকে পরস্পরের নিকটবর্তী করার ব্যবস্থা করা হল। এভাবে তাদের মধ্যে দূরত্ব ও 
অপরিচিতির ভাব দূর করা হল, যেন পরস্পরের মধ্যে ভালোবাসা ও গভীর আন্তরিকতার সম্পর্ক নিবিড় 
হয়ে গড়ে ওঠে এবং কোনরূপ ফেতনা ও গভগোল সৃষ্টির পথ অবশিষ্ট না থাকে। 


টা 


0) 


GC. WCB OC ON 


i) 
a: 


OTS 


এ 


১০8৪০৮০0281 


al 


(2) 


1৫7০ 


রা 
রর 
রি 
Fa 
প্র 


এটি 
শি 


EDD DD DE HD 


DVD 


Gna 


AR 


CROC 


৫ 


hal 


2222 


Nar 
(am) 


PCC 


তে 


২ 
টি 


CPG PCD 


২০ 
(aad 


টে 


১৫ 
= 


bel Pas 


ক্র 


টি, 


Be 


JCP 


৮৪৫০৪ 


CPP 


DRG PE 


Re) 


১০৯০৪ 


৮28৫: 


CER 


টস 


৯ 


হস্ত 


a 
Cal 


হু 


৫ 
ed 


১৫ 


রী” 
পু 

টু 

5 


আনৃ- নূর -২৪. 


29202 


নিবি সরি এত হননি রিনি নাহি নিত sls ESTEE ETE E ES মূ 


কতকগুলি প্রকাশ্য চিহ্নও বলে | 
দেয়া হয়েছে। এ চিহ্নের সাহায্যে প্রক্যেক মুসলমানই জানতে পারে যে, সমাজে নিষ্টাবান ঈমানদার লোক কারা | 
এবং মুনাফেকই বা কারা । অপরদিকে মুসলমানদের জামাআতী নিয়ম-শৃংখলাকে আরও দীর্ঘ করে তোলা হল । | 
এর জন্যে আরও কয়েকটি অতিরিক্ত নিয়ম-কানুন বলে দেয়া হল, যেন এ সামাজিক শৃংখলা-শক্তি অধিকতর | 
মজবুত, ও সুদৃঢ় হয়। এর দরুনই তো কাফের ও মুনাফেকরা ক্রোধান্ধ হয়ে আরও বেশী ফাসাদ সৃষ্টি করতে উঠে | 
পড়ে লেগে গিয়েছিল। এ সমস্ত আলোচনায় বিশেষ ভাবে লক্ষ্য করার বিষয় হল, নির্লজ্জ ও ভিত্তিহীন আক্রমণের | 
জবাবে যে ধরণের তিক্ততার সৃষ্টি হয়ে থাকে, সমগ্র সূরা নূর-এ তা কোথাও খুজে পাওয়া যাবে না। যে অবস্থার | 
মধ্যে এ সূরা নাযিল হয়েছে তা দেখুন একদিকে, আর অপরদিকে দেখুন সূরাটির আলোচ্য বিষয়াদি ও আলোচনার | 
ধারা-পদ্ধতি। এতদূর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি-পরিবেশেও খুব ঠান্ডাভাবে আইন প্রণয়ন করা হচ্ছে, সংশোধন | 
মূলক ও শাস্তি-সন্ধির আদেশাবলী দেয়া হচ্ছে, অতীব মূল্যবান জ্ঞানপূর্ণ উপদেশাবলী দান করা হচ্ছে, শিক্ষাদান ও. 
উপদেশ দানের আদর্শ দৃষ্টান্ত স্থাপন করা হচ্ছে। এসব থেকে ফেতনার মুকাবিলায় ও কঠিনতর উত্তেজনামূলক | 
পরিস্থিতিতেও কি রকম ঠান্ডাভাবে বিচক্ষণতা. উদারতা ও বুদ্ধিমত্তার সংগে কাজ করা উচিত, তার অতি উত্তম | 


শিক্ষা লাভ করা যায়। এ হতে এ বিষয়েও অকাট্য প্রমাণ মেলে যে, এ কিতাব হযরত মুহাম্মাদ (সঃ)-এর-রচিত [8] 


নয়। এ নিশ্চয়ই এমন কোন মহান সত্তার নাযিল করা কিতাব যিনি অতি উচ্চ মর্যাদায় থেকে মানুষের নিত্য- | 
নৈমিত্তিক অবস্থা ও ব্যাপারাদি পর্যবেক্ষণ করছেন এবং নিজের ক্ষেত্রে এ সব অবস্থা ও ব্যাপারাদিতে সম্পূর্ণ | 
অপ্রভাবিত থেকে নির্দোষ হেদায়াত ও পথ নির্দেশ দেবার দায়িত্ব পালন করছেন। বস্তুতঃ এ যদি নবী করীম | 


(সঃ)-এর নিজস্ব কালাম হতো, তবে তার অতি চরম মাত্রার উদারতা ও বিশাল আত্মমর্ধাদা সম্পন্ন ব্যক্তিত্ব থাকা . 
সত্বেও স্বাভাবিক তিক্ততা ও উত্তেজনার কিছু না কিছু প্রভাব এর মধ্যে অবশ্যই পাওয়া যেত, কেননা নিজের |] . 


ইজ্জত ও আবরুর উপর নিকৃষ্ট ধরণের হামলা হতে দেখে কোন শাস্ত-ভদ্র ব্যক্তিও সাধারণত শান্ত ও অনুত্তেজিত | 
থাকেত পারে না। | রর 


হর 


৪58058-250586৮6-৮:8-58858-855772557-828778755-85202 77258 


০৪১৫১1৩৯৯1১ 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর 0 


৫2৫৫0612242 MELEE AAT 
০১ ১ 9 5 ৬2% 5 9 8054 


পরি তারমধো আনরা নাযিল এবং শী ও তা ৯ নাহিল (এটা) 
কট আমরা ফরজ করেছি " একটি সুর! 


8০1১৫১১৬ 0 5 HK টা ০ 


৮৮০ ব্যভিচারী "ও ব্যভিচারিনী উপদেশ গ্রহণ করবে তোমরা সম্ভবত : 


5 ঠা Ha 2 S55 ১৩২ গর ০ ৬৯১ 
দয়া রি অদেরদুর্জনের তোমাদেরকে না আর কোড একশত ০৮ প্রত্যেককে . 
প্রতি প্রভাবিত করে (যেন). টি 


পা ৩১০৮3 2% 


পাও ৮ 
১৯ 2 ঠা 5:95 ০৯৮ ৬ ৬১ 49৬১0 
মিরর ও আল্লাহর প্রতি তোমরা ঈমান এনে থাক যদি আল্লাহর দ্বীনের ব্যাপারে 
( . 


SOS CHEF EC 


2 


নি 


জর, হা হাজরা আরা তা এ তা সর তা তা জা হজ জাজ জারা পেজ আভা এ তে হত 


প্র আত 2 জজ) আজ, 


কুকু 8১ 
>. 


এটা একটি সুরা; এ আমরা নাধিল করেছি এবং একে আমরাই ফরয করেছি। এতে আমরা প্রকাশ্য 
হোদায়াতসমূহ নাযিল করেছি১; সম্ভবতঃ তোমরা নসীহত গ্রহণ করবে। 

ব্যভিচারী মেয়েলোক ও ব্যভিচারী পুরুষ- উভয়ের পত্যেককেই এটির সাব জাহ 
দ্বীনের ব্যাপারে তাদের প্রতি দয়া-অনুকম্পার ভাবধারা যেন তোমাদের মনে না জাগে, যদি তোমরা আল্লাহ 
ও শেষ দিনের প্রতি ঈমান রাখ। 


ক 


» আত, এ পভ জজ হত এ আজ আজ জা 


অর্থাৎ যে কথাগুলো এই সূরার মধ্যে বলা হয়েছে তা নিছক সুপারিশ নয় যে ইচ্ছা হলে তা মান্য করা হবে 

ও ইচ্ছা না হলে যদৃচ্ছা আচরণ করা হবে । বরং এগুলি সুনির্দিষ্ট নির্দেশ ও বিধান যা মান্য করা অবশ্য কর্তব্য! 
যদি তোমরা বিশ্বাসী হও তবে এগুলো মান্য করা তোমাদের পক্ষে অবশ্য-কর্তব্য। 

ব্যভিচার সম্পর্কিত প্রাথমিক বিধান সূরা নিসায় ১৫ তম আয়াতে ইতিপূর্বে বর্ণিত হয়েছে। এখন এই 
সুনির্দিষ্ট শাস্তি নিধারণ করে দেয়া হল। ব্যভিচারী পূরুষ অবিবাহিত ও ব্যভিচারিনী নারী অবিবাহিতা হলে 
সেই অবস্থায় এ শাস্তি নির্দিষ্ট । কিন্তু বহু হাদিস, নবী করীমের ও খোলাফায়ে রাশেদীনের বাস্তব কার্যধারা 
এবং উদ্মতের এজমাহ (সর্ব সম্মত অভিমত) থেকে একথা প্রমানিত হয় যে বিবাহিত হলে ব্যভিচারের 
শাস্তি ্রস্তরাঘাতে প্রাণদভ্ড । এবং পবিত্র কুরআনেও সূরা নিসার ২৫তম আয়াতে এর প্রতি ইংগিত পাওয়া 
'য়ায়। 


জে লে তরিকত শি =) na তর জতভত EARLE Et RC সিহত সস নত গজ অনি CE পা [= জজ িহতজ এজ এত 


ls me 01 হা, 2, জা) জ 


চটক 


SE 


নূর -২৪ র্‌ | ১৭৩. , পারা- ১৮ 


জজ আছ -8-5-8- 


: ছার মরতে সর্ট ৬৮৫০ এ 


পাভিচারী। সু'মিণদের 2 এ জালে দুজনের শান্তি. প্রত্যক্ক করে মেল আর 


(অন্য কেউ) রি 
চা ৩০ ১ ol 2 যেনা ১ 9 5 


"এু'নিনদেৱ এ নিষিদ্ধ করা এবং মুশরিক অথবা কর্ঠিচারী ব্যতীত 
£ "হল 


রর ee sd আহ. 5 ৫2 ৮১০৭ পর্ণ ১০৮৩৩ 
2০০০১ BG (৮ ৩১০০০ Or Gd £ 
চারজন , উপস্থিত করে "না এরপর পবিত্র রমণীদেরকে অপবাদ দেয় খারা এবং 8 


NE পানু 


0 উর S 5 ৪৩০ এ AEE ৩২৪৯ 


আশি 
২১ 


টি পি ৮৮৫ শোনে 
Ss র্ 51৩৩ is 


তারাই টি এবং  কক্ষণও 


আর তাদেরকে শাক্তিদানের সময় ঈমানদার লোকদের একটি দল যেন উপস্থিত থাকে৩। 

ব্যভিচারী যেন বিবাহ না করে- ব্যাভিচারীনী বা মোশরেক স্ত্রীলোক ছাড়া (আর কাউকে)। আর | 
ব্যাতিচারিণীকে বিবাহ করবে না ব্যভিচারী বা মোশরেক ছাড়া । এ ঈমানদান লোকদের জন্য হারাম করে | 
দেয়া হয়েছে৪। 
আর যারা পবিত্র চরিত্রের স্ত্রীলোকদের সম্পর্কে মিথ্যা দোষারোপ করবে, তার পর চারজন সাক্ষী উপস্থিত [ধু 
করতে না পারবে, তাদেরকে আশিটি (কোড়া) মার, আর তাদের সাক্ষ্য কখনও কবুল করো না। তারা | 
নিজেরাই ফাসেক। | : 


৩। অর্থাৎ দণ্ড প্রকাশ্য জনসমক্ষে দিতে হবে, যাতে অপরাধী লাক্ছিত হয় এবং অন্যান্য লোকের পক্ষে তা |ষু 
শিক্ষা ও উপদেশ স্বরূপ হয়, এবং-মুসলিম সমাজে এ পাপ বিস্তার করতে না পারে। 3 
অর্থাৎ তওবা করেনি এরূপ (অনুতপ্ত হয়ে এ পাপ ত্যাগ করেনি এরূপ) ব্যভিচারী পুরুষের পক্ষে অনুরূপ 
ব্যভিচারিনী নারীই উপযুক্ত অথবা মোশরেকা; কোন সৎ মু'মেনা নারীর পক্ষে সে উপযুক্ত নয় এবং জেনে- 
শুনে এরূপ দুক্কৃতকারীকে নিজের কন্যা দান করা মু'মেনের পক্ষে হারাম । এরূপভাবে ব্যতিচারিনী নারীর 
(যে তওবা করেনি) জন্য তাদেরই অনুরূপ ব্যভিচারী অথবা মোশরেক পুরুষই উপযুক্ত। কোন সং 
858৩৬ ৪৩১৬৬ SIA BSS 


El Sal ৪ ১৭৪ পারা- ১৮ 


ল্ 


ৃ 5 টা এর্ত পা র্প এ ১০৪ 
টিয়া 6 1242: 5 ১, ৫ 9) টে 
Eb ক্ষমাশীল আাপ্লাহ (০৩ সংশোধন করবে ও তওবা 


নিশ্চয়ই করবে 
১৯ ne A Ds হাতি 2323/7 2৬৫, 
শিখি তি ৪1591 ০5525 LO 
আনু 


গা কাছে থাকে রি আর তাদের টার * অপবাদ দেয় - যারা 


প্র, হত nae, n,n 


৮১১ 121 > ক নে el শর পি 
27 BIA BIE এ By HIG 


চারার এদের একজনের সাক্ষ তখন তাদের টা ব্যতীত কোন সাক্ষী 


০১৬০ ৬০০) 0৯ 4 val 


সভাবাদীদের ' অবশ্যই সেনিশ্চয়ই রর 
এ) অন্তৰ্ভুক্ত (নামে যে) 


Fd 


DEAT aA LELAND নাতি 


ME RAE HN রসদ RL HERES TEEN 
ক্ষমাশীল ও দয়াবান৬। 

আর যারা নিজেদের স্ত্রীদের সম্পর্ক অভিযোগ তুলবে ৭, আর তাদের নিকট তাদের নিজেদের ছাড়া অপর 
কোন সাক্ষী থাকবে না, তবেণতাদের মধ্যে এক ব্যক্তির স্বাক্ষ্য (এই যে, সে) চারবার আল্লাহর নামে 
“কসম' খেয়ে সাক্ষ্য দেবে যে, সে (তার আনিত অভিযোগে) সত্যবাদী, 


সি নি ০ BE EE 


জেনে শুনে তাকে বিবাহ করা মু'মেন পুরুষের পক্ষে হারাম। মাত্র সেই সমস্ত পুরুষ বা নারীর ক্ষেত্রে এ 
হুকুম প্রযোজ্য যারা নিজেদের কু-আচরনে কায়েম আছে। যারা তওবা করে নিজেদের সংশোধন করে নেয় 
তাদের উপর এ' হুকুম প্রযোজ্য লয়। কারণ তওবা ও সংশোধনের পর ব্যতিচারিণী হওয়ার কু-গুণ 
তাদের সঙ্গে সংশ্লিষ্ট থাকে না। 
অর্থাৎ ব্যভিচারের অপবৃদ। পুরুষদের উপরও ব্যভিচারের অপবাদ লাগানোর জন্য এই হুকুম প্রযোজ্য 
হবে। শরীয়তের পরিভাষায় এই অপবাদ প্রদানকে "কাযৃফ' বলা হয়। 
এ সম্পর্কে ফকিহরা একমত যে তওবা ‘কাযর্ফ' এর শান্তি মওকুফ হয় না। এ সম্পর্কেও তারা একমত যে 
তওবাকারী ফাসেক থাকে না এবং আল্লাহতা'আল! তাকে ক্ষমা করবেন। অবশ্য এ ব্যাপারে মতভেদ [হই 
আছে যে তওবা করার পর তার সাক্ষ্য গ্রহণ করা যাবে কিনা । হানাফি মতে তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে 
না। ইমাম শাফেয়ী (রাঃ) ইমাম মালেক (রাঃ) এবং ইমাম আহমদ (রাঃ) তার সাক্ষ্য গ্রহণযোগ্য বলে 
বিবেচনা করেন। 

৭। অর্থাৎ ব্যভিচারের দোষারোপ করে। 


শর পা msn, ym. wns, মং রহ) ও: রহ 


সু 


ডে, 
“at” 


রত 


C1 a- 
্ HEELERS eae 20১ See লুল টি তি র্‌ টি লিলি 2329395 টা শি se sda dee ভাজ এত দ্র eee ett ই a 5 ও 323 


সূরা আন্- নূর -২৪ ১৭৫ পারা- ১৮ 


AC DR 
৬০১৬০ 


অভিশাপ 


৮৮১৫ 
৮98১0 ১৪ 2) ঃ 

উপাই ১১৫ তি চারবার মা খেয়ে ( 
(নানে) 


রি Add রত টয় * 
Ur মিলেছে এ) ০6 6 2িুঞা। ? 09 


যদি তার (অর্থাৎ ত গযব যে যা HEEL We 
প্রীলোকটির)উপর (পড়ুক) 


102 ৫৮ 
৩৩৯৫) ৬ ৮৯ 


হন 
১ 
১ 
রা 
Ww 
রা 
নি 
এ 
ই 
চিশ 
০8 
চি 
LE 
চি 
a 
রর 
এ 
জা 
রন 
না 
না 
প্র 
WL 
প্র 
টি 
রশ 
-া 
Rr 
7 
nl 
জজ] 
জা 
a) 
এ 
RL) 
শর 
এজ 
এ 


আর পঞ্চমবার বলবেঃ তার উপর আল্লাহর লানত হোক যদি সে (আনিত অভিযোগে) মিথ্যাবাদী হয়। 

আর স্ত্রীলোকটির শাস্তি এই ভাবে বাতিল হতে পারে যে, সে চারবার আল্লাহর নামে “কসম' খেয়ে সাক্ষ্য 
দিবে যে, এই ব্যক্তি (তার আনিত অভিযোগে) মিথ্যাবাদী । ৰ 
আর পঞ্চমবার বলবে যে, তার (অর্থাৎ সালোকাবির) উপর আল্লাহর গযব ভেঙে পড়ুক, যদি সে (অর্থাৎ 
পুরুষ লোকটি আনিত অভিযোগে) সত্যবাদী হয়।৮ ৷. 


শরীয়তের পরিভাষায় একে 'লেআন' বলা হয় । এ ‘লেআন' ঘরে বসে হতে পারবে না; আদালতে হতে 
হবে। লেআনের দাবী পুরুষের পক্ষ থেকেও হতে পারে এবং নারীর পক্ষ থেকেও হতে পারে । অপবাদ 
দেওয়ার পর যদি পুরুষ লেআন এড়িয়ে যেতে চায়, অথবা নারী শপথ- বাক্য উচ্চারণ করতে না চায় তবে 
হানাফি নতে তার শাত্ি-লেজান না করা পর্যন্ত অপরাহীকে বন্দী রাখ! এবং উতর পক্ষ হতে লেআন হয়ে 
যাবার পর একে অন্যের জন্য হারাম হয়ে যাবে। 


/ পা জজ রা ভারা তা) ভা তত রাজ gE, ne, 


পা জাত তো তা 


টা 


৯১, 


SI 


৬ 5 9৫ 
2 ৮৯ 


ও তোমাদের উপর 


৮৮ তা এপ 


৮৮৩) 


তা''তোঘরা মনে 
করো 
৫ 2০৮১ ৬ 2 
a" পে (১ 


যতটা তাদের মধ্যে ব্যক্তির , 
হতে (রয়েছে) 


£ 2 পর্ব ৫5 ্‌ 262 
CI এ) ৮৪৪ ৫ $%5 এ GI £ 
শাহি: তার তাদের মধাহতে তার বড়(অংশ) বে আর 
(রয়েছে) জন্যে পা 


তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর রহম যদি না হত, তা হলে (স্ত্রীদের উপর অভিযোগের ব্যাপারটি - 
তোমাদেরকে বড়ই জটিলতায় ফেলত)। বস্তুতঃ আসল কথা এই যে, আল্লাহ বড়ই তওবা গ্রহণকারী ও 


রুকু ই বিজ্ঞ কুশলী। 


‘যে সব'লোক এই মিথ্যা অভিযোগ রচনা করে নিয়েছে তারা তোমাদের মধ্যেরই কতিপয় লোক৯। এই | 
ঘটনাকে নিজের জন্য খারাব মনে করো না, রবং এও তোমার জন্য কল্যাণময়ই হবে১০। যে লোক এই 
ব্যাপারে যতটা অংশগ্রহণ করেছে সে ততটাই গুনাহ অর্জন করেছে। আর যে লোক এই দায়িত্বের বড় 
অংশ নিজের মাথায় টেনে নিয়েছে১১ তার জন্য তো অতি বড় আযাব রয়েছে। 


লি 2 হচ্ছিল এ লন 281 


(মিথ্যা অপবাদ) নামে বিখ্যাত। এ ঘটা হচ্ছে হযরত আয়েশার (রাঃ) প্রতি- মাআযাল্লাহ- মুনাফেকদের ঃ 
দ্বারা মিথ্যা অপবাদ লাগানো । মুনাফেকরা এর এতটা চর্চা করেছিল যে কোন কোন সুসলমানও এ চর্চাতে [ধু 
"লিপ্ত হয়েছিল। | ] 


১০। অর্থাৎ ঘাবড়ে যেওনা! মুনাফেকরা তো মনে করেছে যে তারা তোমার উপর বড় শক্তিশালী আঘাত 


করেছে। কিন্তু ইনশাআল্লাহ এই আঘাত উন্টে তাদেরই উপর বর্তাবে এবং তোমার পক্ষে এ আঘাত 
কল্যাণ প্রমাণিত হবে। 


১১। অর্থাৎ আব্দুল্লাহ-বিন উবাই থে এই অপবাদের মূল রচনাকারী এবং এই ফেতনার মূল ত্রষ্টা। 


৯২, 


৮ 


?2 


> ৩৩৫৮ $$) 7৬ 5? 


90১৩ 2 hl Ls এস 


মিথ্যাবাদী তারাই আল্লাহর নিকটে . বনে 
| এসবলোক 


জ্যান্ত তার FEE 
সম্পর্কে ভালো ধারণা করল না কেন১২? আর কেনই বা বলে দিল না যে, এ সুসপষ্টরূপে মিথ্যা অভিযোগ? 
সেই লোকেরা (নিজেদের অভিযোগের প্রমাণে) চার জন সাক্ষী আনল না কেন? এখন যখন তারা সাক্ষী 


পেশ করল না, তখন আল্লাহর নিকট তারাই মিথ্যুক১৩ । 


দ্বিতীয় প্রকার অনুবাদ এ-ও হতে পারে যে নিজের লোকদের অথবা নিজ মিল্লাত এবং নিজ সমাজের 
লোকদের প্রতি সৃ-ধারণা করলেনা কেন? আয়াতের শব্দগুলি দ্বারা এই দুইপ্রকার অর্থ ব্যক্ত হতে পারে। 
কিন্তু আমি যে অনুবাদ গ্রহণ করেছি সেটাই অধিক অর্থবহ। এর মর্ম হচ্ছেঃ তোমাদের প্রত্যেকে কেন এ 
খেয়াল করলে না যে, তার নিজের ক্ষেত্রে যদি অনুরূপ অবস্থা ঘটতো যা হযরত আয়েশার (রাঃ) ক্ষেত্রে 
ঘটেছিল তবে সে কি ব্যভিচারে লিপ্ত হয়ে যেতো? 

কোন ব্যক্তির এ ভুল ধারণা হওয়া উচিত নয় যে -সাক্ষী না ' থাকাটাই . দোষারোপ মিথ্যা হওয়ার দলিল ও | 
বুনিয়াদ বলে এখানে গণ্য কর! হচ্ছে, এবং মুসলমানদের বল! হচ্ছে যে- দোষারোপকারী চারজন সাক্ষী না | 
আনতে পারার কারণে তোমর! একে সুস্পষ্ট মিথ্যা অপবাদ বলে গণ্য কর। বস্তুতঃ সেখানে 
যে ঘটনা ঘটেছিল তা লক্ষ্যে না রাখার কারণে এ ভুল ধারণা সৃষ্টি হয়। দোষারোপকারীরা এই কারণে 
দোষারোপ করেনি যে, তারা বা তাদের মধ্যে কেউ “মাআযাল্লাহ- নিজ চোখে সেই ঘটনা দেখেছিল যা 
তারা মুখে উচ্চারণ করছিল । বরং হযরত আয়েশার (রাঃ) দৈবাৎ কাফেলার পিছনে রয়ে যাওয়া এবং পরে 
হযরত সাফওয়ানের নিজের উটে চড়িয়ে কাফেলায় নিয়ে আসা মাত্র এতটুকু কথার জন্য তারা এতবড় |£ 
একটি অপবাদ তৈরী করে ফেলেছিল। এই অবস্থায় হযরত আয়েশার (রাঃ) এভাবে পিছনে থেকে যাওয়া- | 
মাআয়াল্লাহ কোন ষড়যন্ত্রের ফল ছিল বলে কোন জ্ঞান-বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কল্পনাও করতে পারে না। | 
ষড়যনত্রকারীরা এভাবে কখনো ষড়যন্ত্র করে না যে সৈন্যাধ্যক্ষর স্ত্রী চুপিসারে কাফেলার পিছনে এক ব্যক্তির 
8805885785855775853758058-5875 


সুরা আন্‌- নূর -২৪. ১৭৮ . ] পারা- ১৮ - 


“nausea. LE-h.a-.n.u.n_ নেশন নিযেরশে ROAM EOROR EERO শ--হস্নেশন-০- ERE" 
মুহিত বিএন ১৬ হত টিন তিনি প্র জ =e nn CE মেন ans ২৪ 2 আজ csc as Bnd -=-ui.n-a_s-nu.u.n.a.e.an.ui.o.nia-ewiu,nie ডি 


৪ 
any 


সদ 


Cm PC CG RC DRC DG A 


2, 
ad 


লা টি 52 

১] ১ A 2 
চা A দয় NE জা কঠিন পাতি নিতে তোমব। জড়িয়ে 
ও তোমাদের ভিহব! পি | তোন!| ছড় রা 


25525 5 Bo 4 ES চে ও 295 ০৩28 


- তা (তোমরা মনে কর আর কোন জ্ঞান টন তোমাদের নেই "যার তোমাদের মুখ দিয়ে 
lpg 
2 Ee 2 


SIS 2) ত$ 2 0 GS ৮ 9 $ SE 


তা তোমরা শুনেছিলে যখন না কেন এবং শুরুতর আল্লাহ্র মি তা অথচ, 


AY ০৫০৫ : রে 5 ৫ ১০2 
ষ্ঠ ৫৫7 £ ৮৬ ৩ A 
হী ৫1১৪ ৩1৩৪2 


এটাতে! (হে আল্লাহ) এধরনের কথা বলব রে আমাদের ১ 


ভুনি মহান পবিত্র আমর! জন্যে 551, টি 5 
0১৫১ ৫ 


তর অপবাদ 


আআ, আআ জা, EERE. লতা, জাজ জজ, জজ, BCE Pe HE 


‘a. 0.0. জাজ 


পরিসর OBS WE RC SS J SH RO OS OSC ORE 


তে 


তোমাদের প্রতি দুনিয়া ও আখেরাতে আল্লাহর অনুগ্রহ ও রহম-করম যদি না হত তা হলে যে সব কথা- 
বার্তায় তোমরা জড়িত হয়ে পড়েছিলে তার প্রতিশোধ, হিসাবে বড় আযাব এসে তোমাদেরকে গ্রাস করত । 

১৫. (একটু ভেবে দেখ, তখন তোমরা কত বড় ভুলই না করছিলে,) যখন তোমাদের এক মুখ হতে অন্য মুখে 
. এই মিথ্যাকে বহন করে নিয়ে যেতেছিল, আর তোমরা নিজেদের মুখে সেই সব কথাই বলে বেড়াতেছিলে, 
যে সম্পর্কে তোমাদের কিছুই জানা ছিলনা; তোমরা তাকে একটি সাধারণ কথা মনে করেছিলে । অথচ 
আল্লাহর নিকট এ ছিল অনেক বড় কথা।- ্‌ 

১৬. তা শুনতেই তোমরা কেন বলে দিলে না, “এই ধরনের কথা মুখে উচ্চারণ করা আমাদের শোভা পায় না। 
পাক মহান আল্লাহ । এ তো এক বিরাট মিথ্যা দোষারোপ ।”. . ৃ 
সময় প্রকাশ্যে নিয়ে সৈন্য শিবিরে হাযির হয়। এ অবস্থায়ই স্বতঃ তাদের দুজনের নিফলুষতার প্রমাণ 
দিচ্ছিল। এই পরিস্থিতিতে অপবাদ মাত্র এই ভিত্তিতে দেয়া যেতে পারে যে, অপবাদ দানকারী স্বচক্ষে 

কোন ঘটনা দেখেছে । অন্যথায় যে পরিস্থিতিকে ভিত্তি করে যালেমরা এই অপবাদ দান করেছিল তাতে 

কোন সন্দেহের অবকাশই সৃষ্টি হয়না। " 


লিন HOT মে PT EC যা তান সপ শন 


EE মলম (00-05-৮252 bs SD NE তি ভুত টি উই ডা a- Eg ts a Ee En ৪০ UF nS কা চি B tae * 


80.0. my 0,0, EE, Et, medina a mew 7 


ERE C0 DEL TELE YEE TE rn 


০৯৩১৯ লন ১০২৯০০১০২০১ EET ETT সন১০১২০৭ 
144 শা 22 29% টি বারি: 
1৩৩]. ৮2৮ রর ১: 1 4h পিন i 
কক্ষণও :- তাত অনুরূপ রি করো! রী আল্লাহ ৪ ্ 
1 17 রব ৮৬ 4৭ কি EA a : 
201 5১5২১ AS 4 \ ৬১৮৪ 5 02525 2) 
ছে আল্লাহ আর আয়াতসমূহ তোমাদের আল্কাহ পুস্প্ট বিবৃত এবং ঈমানদার তোনরা হয়ে যদি 
র্‌ জন্যে করেছেন ioe 
রা লিপ্ত রি 24 4 ১ BA ১ ৰং পোপ 92d 
: | সিটি 0 ০8৯ ০৪১ ৬১ 0৫ (৮ 
ৰ নিৰ্লজ্জত! প্রসার লাভ যে পছন্দ করে খারা নিশ্চয় প্রজ্ঞাময় সর্বজ্ঞ 
2 করুক 
রর রে ররর RATAN HE 
(১৪9৯৯ 2 Gul ER) ee ৮৪ 1৮০1 ৩৬০ 3 
পা]. আখেরাতে ও দুনিয়ার মধ্যে 'র্নান্বদ : শান্তি তাদের ঈমান এনেছে (তাদের) মধ্যে [পর 
x ‘ভান্যে । 
রি 4.2 এপ dG Nl 222৫৫2৮6276 8 
EL 200) ০৮৮১ ১১৯ ১ ০৮৬০ ৯ ols ৩৪ 29 ১ 
আহ্যাহর অনুগ্রহ. না যাদ এবং জান না তোমরা কিন্তু জানেন আল্লাহু আর [পল 
রি (হতো) এ 
oY ০ রা 
হর ALLY ও 95৫ 5. 297 Ay রা পি Clad রত 5 2৫ IE 
: ৮2 bl 0 ১ ০১1 ৩) 2 2৩৩০৯) 2 টপ 
রর দয়াবান আল্লাহু নিশ্চয়ই কিন্তু তাঁর দয়া(তবে ও. তোমাদের উপর | 
: LE cM ii নিকৃষ্ট পরিণাম হতো) : 
পট ৩:৫৫ ০৫ 1০ ৫৫ ৰ) 121 0) : 
BL FL ০ 2 ১০০৫৯) ১৮৯ 15৩ রে | ৬৮৬) | 
অনুবরণ যে. আর এ না ঈমান Sl রি 
257 244 2214 এ: সা ‘ 
নু ১০ £ 5 2০9 226 এ £90 ৬৪৬) ৬১১৮০ 
? বাপ কাঞ্জের ও টি | নির্দেশ দেবে লে | ৫ 
১৭. আল্লাহ তোমাদেরকে নসীহত করছেন ভবিষ্যতে যেন তোমরা এরূপ কাজ আর কখনো না কর- যদি | 
তোমরা ঈমানদার হয়ে থাক। ্‌ ট 
পট ১৮. আল্লাহ তোমাদেরকে পরিষ্কার ভাষায় হেদায়াত দিচ্ছেন। আর তিনি বড় বিজ্ঞ এবং সুকৌশলী। 
চা] ১৯. যে সব লোক চায় যে, ঈমানদার লোকদের মধ্যে নির্লন্জতা বিস্তার লাভ করুক -তারা দুনিয়া ও | 
র আখেরাতে কঠিন শান্তি পাবার যোগ্য । আল্লাহই জানেন, তোমরা জানো না। ্ 
| ২০. আল্লাহর অনুগ্রহ ও রহম-করম যদি তোমাদের প্রতি না থাকত, তাহলে (এই যে বিষয়টি তোমাদের মধ্যে | 
তা ই 
bl 
২১. ENT 
দির ০ নিৰ্জজ্জতা ও পাপ কাজেই হুকুম দিবে। = 


62৫৩৫ / রর 
টা মধ্যে হতে পারত : 
(| 51 
| সৰ শুনেন আল্লাহ আর চান যাকে ও আল্লাহ 8 
pt রা 
ু 2৫ ৮৬ পপ ৫ নু 1 9° দ্‌ 

El ol 4৩০৯৮ kod 1৯51 ৫৫০ £ 
ূ থে et ও রি অনুগ্রহের অধিকানীরা কসম খায় Ss 
{1 i (যেন) nl 

X £ RE 5 
l&l 5 তো | 2 রি COS ‘\ ১) ৯ চি রি 
র্ রি ০9 325 রি ই) 
ae ও ভিপি রী 5 

! পে ৪ 

72222 ভি হা নর টানি টি ন্‌ 
TES 0 0895 সা সি ১ 22 এ 01 ৩০৯৭ | 

মাফ করবেন যে তোমরা পছন্দ না দোষ-ক্রটি রা ৮১7 আল্লাহর পথে 

| কর ॥ E 
GIT FAL রর রে ৮৬) | 

be 

০৯৬ ১১৪৮ 205 sf 2 : 

মেহেরবান বড় ক্ষমাশীল আল্লাহ আর ভোমাদেরকে আল্লাহ ও 

আল্লাহর অনুগ্রহ এবং তার রহম ও করম তোমাদের প্রতি যদি না থাকত তাহলে তোমাদের মধ্যে কেউ | 

পাক ও পবিত্র হতে পারত না। বরং আল্লাহই যাকে চান পাক ও পবিত্র করে দেন। আর আল্লাহ সর্বাধিক [৪ 

শুনেন ও জানেন। 3 

| ২২. তোমাদের মধ্যে যারা অনুগ্রহশীল ও সামর্থবান তারা যেন কসম খেয়ে না বসে যে, তারা আপন আত্মীয়, | 


গরীব ও আল্লাহর পথের মুহাজির লোকদেরকে সাহায্য করবে না। তাদের ক্ষমা করা উচিত, মার্জনা করা 
উচিত । তোমরা কি চাও না যে, আল্লাহ তোমাদেরকে মা'ফ করে দেবেন? আর আল্লাহর পরিচয় এই যে, 


তিনি বড়ই ক্ষমাশীল, করুনাময় ১৪ | 


১৪। এই আয়াত এই উপলক্ষ্যে নাযিল হয় যে দোমারোপকারীদের মধ্যে কোন কোন সাদা-সিধা মুসলমানও |} 
__ শামিল হয়ে গিয়েছিলেন। এদের মধ্যে হযরত আবুবকরের এক নিকট আত্মীয় ছিলেন; হযরত আবুবকর 
যার প্রতি সব সময় অনুগ্রহ ও উপকার করতেন। এই দুঃখজনক ঘটনার পর হযরত আবুবকর (রাঃ) শপথ | 
করেন, যে এখন থেকে তিনি আর তার সঙ্গে কোন সদ্ধবহার করবেন না। সিদ্দিক আকবর (মহা সত্যবাদী) [| 
NRT NETTIE, 8 
দু 18077555528582777885 ১১০১০১১৬৭৯৩ BEE 


(2 


হে হত 


adr 
০০৪ 


টে 


৯০ 


৫০ 


Cm 


ৰ 


(on) 


La 5 এ রাত 
3% ৬১৪০ [জান ৩১৬০০০৭ পি 


' মধ্যে লানত করা খু'মিনদেরকে সানানিধা' চরিত্র সম্পন্ন 


a 
৫ 


000 


পপি 


তি 


পা আম) দেখে 22 ud wit 
(হয়েছে) stag 


JAB 5১5০81৯6৬28 


তালা কাজ ie এ নি তাদের পাগলো ও তাদের হাতগুলে। ও তালের জিহাতপে। 


৫৫ পক ১৫ 9৮৫১ নি 
৩ OWS 5 EA) ০8 2১ 28) 955 


মে দার] আনবে আর যথাযোগ্য তাদের [টিভিও আল্লাহ তাদেরকে পুরাপুরি 
দেবেন 


১ 


2 
টব 22. 02 wd 2 
টিন bl ক 
৬১৬৯1 ৪৬:১০ ৩০) 
ও দুণ্চরিত্র পুল্ুযদের জন্যে পুষ্চরিতা নারীরা (সত্যের) সত্য 
(যোগ) সুষ্পষ্ট প্রকাশক 


LRG RDA mms CE ORs CCS me PY POG PR PCCD 


৯৪৫ রাত ত 4০1৫) / JSR 
(০৮32) 5 ) ৫০) ১ cei) 
৬৯ LSS পে পা ও৬৬৮ 
অঙ্চরিত্রা + রি [দে সঙ্চৱিত্র পুর্ণযরা, ও পবিত্র ও অন্যে সঞ্চারিত নারীরা এবং দুষচকরিা নারীদের জন্য 
আনো(ঘোব।) (যোগ্য) 1090, 


যে সব লোক পবিত্র চরিত্র সম্পন্ন, সাদাসিধা ও মুমেন স্ত্রীলোকদের উপর মিথ্যা চারিত্রিক দোষারোপ করে, : 
তাদের উপর দুনিয়া ও আখেরাতে লা'নত করা হয়েছে, আর তাদের জন্য বড় আযাব রয়েছে । 

তারা যেন সেই দিনটি ভুলে না যায় যখন তাদের নিজেদের জিহ্বা এবং তাদের নিজেদের হাত ও 'পা 
সেই দিন আল্লাহ তাদেরকে নেই প্রতিদান পুরাপুরি দেলে যা তারা পাবার যোগ্য । আর তারা জানতে 
পারবে যে, আল্লাহই সত্য এবং সত্যকে সত্য হিসাবেই প্রকাশ করেন । 

খারাব চরিত্রের স্ত্রীলোক খারাব চরিত্রের পুরুষদের যোগ্য । এবং খারাব চরিত্রের পুরদ্য খারাব চরিত্রের 
স্ত্রীদের যোগ্য। অনুরুপভাবে পবিত্র চরিত্রের স্ত্রীলোক পবিত্র চরিত্রের পুরুষদের জন্য যোগ্য 9355 
চরিত্রের পুরুষ পবিত্র চরিত্রের স্ত্রীলোকদের জন্য যোগ্য। 


৮৮47 RE I HE VE পাশ প্রশাসক PE OS EE BB DD BBS BB 


০৫০ 
চি? 


CCC AR Ho RBs BH mR ট ্ sas Jas mt n,n 


নেনে 


GMC My ws BMH 


Rn, 


রি 
an 


ন 


৫ 
টিক, 
তি BCBS OE এ) আআ, 


তে ৪:6:৪:৮১০:2৮88৮8 EEE দম 


সূরা আন্‌- নূর -২৪ ১৮২ র পারা- ১৮ 
টেকা লি RGER থে হে নয হে EEE EEE 


জজ জজ» জাজ 2 জে “জা ০ ০৪. ০৯ as, সি সত I PEP 12০25555555 el Jel et mt উতর জান 
4১ / 2 ৩ 


2 ? পা ১9৫৮৮ পা শর্ত 

রে ৬৩ 22৮ এ uw 2 

ng Oo রঃ 3770 ঞা | 

পিয়ক রণ র্ফম তাদের জনো তার। বলে নিফলংক নে 
(রয়েছে) 


TO 9 ET os 


ব্যতীত শরগুলোতে তোমরা প্রবেশ করে! না Ee 
(অন্যদের) 


%৮ 1 2 1 AL 7 53 তে ৩৫ 
৮১ ৮৪১ 35 ভি 2 ১05 BE 


উপ? তামর। পালাদ ও চি ঠা রি 
এট। আর আববাপাদের উপর তে খত চাও (ও পাও) ক 


85 1১৩ ০ 9$ 95 i ৮১৫ নি 2 


Led 
চার মধেঃ ভোমরা পাও না. যদি রে ত্য চত গ্রহণ আশা করা যায় রে উত্তম 


৫ ৫25 ১ 2 2 ক 


তোমাদেরকে অন তি রো 
হয়. 


1 
A 
/৯ 


CG 


উতর 


রি 


0 


আ। CE CEL TEC TB TE OE NE 


52২ 


ছি নি কে চো 


আহ) জা) রা), 


আআ, ও. জে আআ) জা.) জপ রি। জং 


5) 
জজ 
টি 
৮ 


তারা নিঙ্কলংক সেই সব কথা হতে যা লোকেরা রচনা করে থাকে। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং 
সম্মানজনক রেষৃক। 


£8 
iy হে ঈমানদার লোকেরা১৫ নিজেদের ঘর ছাড়া অন্য লোকদের ঘরে প্রবেশ করো না, যতক্ষণ পর্যন্ত ঘরের 
" লোকদের নিকট হতে অনুমতি ন! পাবে ও ঘরের লোকদের প্রতি সালাম না পাঠাবে । এই নিয়ম তোমাদের 
জন্য কল্যাণময়; আশা করা যাচ্ছে যে, তোমরা এর প্রতি অবশ্যই খেয়াল রাখবে । 
২৮, সেখানে যদি কাউকেও না পাও, তবে ঘরে প্রবেশ করবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমনি দেয়া 


‘না হবে১৬। 


Ae 


আজ 
SAE 


আআ আমা কাছা? জাজ জাপা "ভজা জাজ আত আজাহার 
et PE 


টিটি DOB NG রা রর প্র 


১৫। সমাজে খারাবি প্রকট হয়ে উঠলে তার প্রতিকার ও সংশোধন কি উপায়ে করতে হবে সূরার সূচনার 
নির্দেশগুলি তা দেখানোর জন্যই দেয়া হয়েছে। ্‌ 

১৬। অর্থাৎ কারও পক্ষে কারুর শূন্য ঘরে প্রবেশ করা বৈধ নয়, তবে অবশ্য গৃহকর্তা যদি অনুমতি দেয়। 
দৃষ্টান্ত স্বরূপ গৃহকর্তা কাউকে বললো "যদি আমি উপস্থিত না থাকি, তবে আপনি আমার কামরাতে বসে 
থাকবেন । অথবা গৃহকর্তা অন্যস্থানে আছেন আপনি এ খবর পাবার পর গৃহকর্তা আপনাকে বলে পাঠালেন 
যে “আপনি তশরীফ রাখুন, 0598৯ i 


aR. 


১২৫০ 
Cy 


গিলে 


মিনিট তা চিট শি শযাপযশ্রাশ্রাশযাশনশ 


. 
[) 
চু 
চি, 
৬ 
প্রঃ 
+ niece কাজা TET 
ml. /। জা 


জি 


টিপস তত ভ তত  গততভত aee e স্স্রিশেরিসরিশাবিস্িশি দিসি aaa 


EE Sono Else alae sn mn cn Aenean 


LT rea tg ee 


জানেন আল্লাহ আর তোমাদের উপকারী দ্রব্য তর মে ro বি তোনরা প্রবেশ, 


আর. আছ, জজ আজ. হজ আজ জজ প্রা আজ জা) D 


a Ee 4 রি (আছে ঘরগুলোতে হি 
|) ১ পাও 23 22% 22.2 রবির 
ঞ ৮ ঃ 
| ৬৮০০৪ ১১০১৮ ০ ৬ ৩১৬৬৯ 
ভারেতর মু'মিনদেরকে (হেনৰী তোমরা গোপন কর ঘা আয় তোমরা প্রকাশ কর যা. | 
(যেন তারা) পা. 


Lf 


ঠি সন পনিগ্রভন ঞ তাদের লজ্জাস্থান রি এবং 
সনৃহকে যেন) 


এ ৩৬১ ৮০৪35 085৪2 2৫০৬ 


আর যদি তোমাদেরকে বলা হয়ঃ ফিরে যাও, তা হলে তোমরা ফিরে যেও; এ তোমাদের জন্য রি 
পবিত্রতম কর্মনীতি১৭ । আর তোমরা যা কিছু কর, আল্লাহ তা খুব ভালোভাবেই জানেন। 
২৯. অবশ্য তোমাদের জন্য এতে কোন দোষ নেই যে, তোমরা এমন সব ঘরে প্রবেশ করবে যা কারো [প্র 

বসবাসের জায়গা নয়, আর যেখানে তোমাদের কোন উপকারের (বা কাজের) জিনিস পড়ে রয়েছে১৮ । 
ঃ তোমরা যা কিছু প্রকাশ কর, আর যা কিছু গোপন কর সব বিষয় আল্লাহ জানেন। 
শট ৩০. হে নবী, মু'মেন পুরুষদের: $ তারা যেন নিজেদের চোখকে বাচিয়ে চলে১৯ । এবং নিজেদের লজ্জাস্থান 

. সমূহের হেফাযত করে। এ তাদের পক্ষে পবিত্রতম নীতি ৷. | 
১৭। অর্থাৎ এতে কিছু খারাব মনে করা উচিৎ নয়। যে কোন ব্যক্তির এ হক আছে যে, যদি সে কোন ব 

বরাত TIDE 

সাক্ষাৎকারে বাধা হয় তবে সে ওযর দেখাতে পারে। ৃ 
১৮। অর্থাৎ হোটেল, সরাইখানা, অতিথিশালা, দোকান, মোসাফেরখানা প্রভৃতি যেখানে লোকের প্রবেশের { 

সাধারণ অনুমতি আছে। . | 
১৯। মূলে ১-৭ ৯৪ এর নিদের্শ দেয়া হয়েছে সাধারণতঃ যার অনুবাদ করা হয়ঃ দৃষ্টি অবনত করা বা র 
অবনত রাখা । আসলে এ হুকুমের মর্ম সর্বদা নিচের দিকে দৃষ্টি রাখা নয়। বরং এর অর্থ পূর্ণভাবে চোখ 
ভরে না দেখা, এবং দেখার জন্য দৃষ্টিকে সম্পূর্ণ স্বাধীনভাবে ছেড়ে না দেয়া । চোখকে বাচিয়ে চলে এই 
কথা দ্বারা এ অর্থ ঠিক আদায় হতে পারে। অর্থাৎ যে জিনিস দেখা সমীচীন নয় তার থেকে দৃষ্টি সরিয়ে 
নেওয়া -তা এতে দৃষ্টি নিচের দিকে অবনত করা হোক বা অন্য কোনদিকে ফিরিয়ে নেওয়া হোক 
পূর্বাপার প্রসংগ হতেও একথা জানা যায় যে এ বাধ্য-বাধকতা যে জিনিসের উপর আরোপ করা হয়েছে তা 
হচ্ছে পুরুষ মানুষদের নারীদেরকে দেখা অথবা অপরের সতরের (লজ্জান্থানের, আবরণ যোগ্য অংগের) 
প্রতি দৃষ্টিপাত করা বা অশ্লীল দৃশ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করা। 


সূরা আন্- নূর -২৪ ১৮৪ পারা- ১৮ 
808৯8১১১২১৯ ই ১5১১৮১৪528৪: ০ 


রত AL এপ দিলি ৮6১ পু 
OUD ws ৮৯ 4D 2b ৫) 
তারা করে (& বিষয়ে) খুব অবগত আল্লাহ নিশ্চয়ই 
ন রে রর ED is ৩ 
5 ০৪০৩০ 55 


ও ভাদের দৃষ্টিসমূহকে 


৩৪) 8৬১) 02৬৫ * 


আহতে  (আবাহণভাবে) য। ব্যতীত তদের সৌন্দৰ্য প্রদর্শন করে 
প্রবণ পায় (যেন) 
ৰ 


১০৪ 9 2০০৫ 25 ৩2১০ 


প্রলাপ কলে না আর তাদের শঙ্চদেশের উপর বাতি ও ডন! 
(যেন) 


17127 

১৪৮০০ 2৩ ০ Ga 2 ৪5 ১ 

তালের স্বাধীনের {নিকট} অথবা. তাদের পিতাদে? অথবা তাদের স্বামীদের নিকট ব্যতীত 
পিতাদের (নিকট) 


২১ 


02+ 


CC 20 0 el SC HC RC, SC 


1, জ)আ। হজ, হজ ভা হত, জজ, nen এ 


ক ৬ A AED MES PAY AY MT MT) 
0. Da Pal Da DoD Dal BaD 
(BE DEI nN 


Bo, 


পপ পিশ্ব 


চপ 
শি 


যা তারা করে, আল্লাহ সে বিষয়ে পুরাপুরি অবহিত । 

আর হে নবী, মু'মেন স্ত্রীলোকদের বল, তারা যেন নিজেদের চোখকে বাচিয়ে রাখে এবং নিজেদের 
লজ্জাস্থান সমূহের হেফাযত করে২০ ও নিজেদের সাজ-সজ্জা না দেখায়; কেবল সেই সব জিনিস ছাড়া যা 
আপনা হতে প্রকাশিত হয়ে পড়ে। এবং নিজেদের বক্ষদেশের উপর ওড়নার আচল ফেলে রাখে । আর 
নিজেদের সাজ-সজ্জা প্রকাশ করবে না, কিন্তু কেবল এই লোকদের সামনেঃ তাদের স্বামী, পিতা, স্বামীদের 


পিতা২১ 


৯ 
1 
নর 
a 
a 


LR IRL DDR ES HE EE ES 


এ কথা লক্ষ্য করা উচিত যে আল্লাহর শরীয়ত নারীদের বেলায় মাত্র ততটুকুই নির্দেশ দান করে ক্ষান্ত হয় 
না যতটুকু পুরুষদের সম্পর্কে দিয়ে থাকে, অর্থাৎ দৃষ্টি বাচানো এবং লজ্জাস্থানসমূহ সুরক্ষিত রাখা বরং 
পর কাছ থেকে কিছু বেশী দাবী করে হা পুরুষদের কাহে কনে া। ধর একথা পরা 
রূপে বুঝা যায় এ ব্যাপারে নারী ও পুরুষ তুল্য নয়। 
পিতা বলতে পিতামহ, প্রপিতামহ, মাতামহ ও প্রমাতামহ বুঝায় । সুতরাং একজন স্ত্রীলোক নিজের 
. পিতামহের ও মাতামহের তরফের এবং স্বামীর পিতামহ ও মাতামহের তরফের এই সব মুরববীদের সামনে 
ঠিক সেই ভাবে আসতে পারে যেমন পারে নিজের পিতা ও শ্বশুরের সামনে আসতে । 


০০০০৪৮০৮5৮2 রর ক ই 


ia: রি টা দস হাতত তিতির পারত 
জাজ পা জে. শত ॥ ছি হার চি রি রা প্র হজ ) এজ 0 DE ET 
নর 


অথবা 


3/ 
El 


যা অথবা ভাদের গল) অথবা তাদের লি ৫৯১ অথব। তাদের রী 
৩৫ ৬ LPL 2a 
22০৯) 3১ ৯ ১১০ ৮ 085 2680 ৩ | 
আনান ময়, বি পুরুষরা অথবা 6 মালিক হয়েছে | 
(যারা) (এমন) _ Wie দাসী) y 
15৮ পা 355 লৈ নং 
০১৮ ৫০ 1১১৪৯ Cs ২৮ ICDs | 
গোপন অংগ সম্পর্কে তি হয়নাই | অথবা পুরুষদের মধ্যহতে ডি 
৩ (2,22 পাত 2৮ : পর ৩ 24 A 2৮ 
LE UMS. চ ১9৬ ৩ ৯) 9 5০2) :] 
অর্থাৎ ভারা গোপণ যা চি জাগতে তাদের পা গুলোকে ‘না আর চলেৰে ‘] 


রেখেছে বেউজানতেপারে ১৭৮০ 


CEA 
৮৪০) 
তাদের সৌন্দর্য 


জা 1 


নিজেদের পুত্র, স্বামীদের পুত্র ২২, নিজেদের ভাই২৩, ভাইদের পুত্র, বোনদের পুত্র ৪, নিজেদের, 

মেলা-মেশার স্ত্রীলোক২৫, নিজেদের দাসী, সেই সব অধীনস্থ পুরুষ যাদের অন্য কোন রকম গরয নেই২৬, 

আর সেই সব বালক যারা স্ত্রীলোকদের গোপন বিষয়াদি সম্পর্কে এখনো ওয়াকিফহাল হয় নি। তারা 

নিজেদের পা যমীনের উপর মেরে চলাফিরা করবে না, এভাবে যে নিজেদের যে সৌন্দার্য তারা গোপন করে 

রেখেছে লোকেরা তা জানতে পারে । | 

পুত্রদের মধ্যে পৌত্র, প্রোপৌত্র, কন্যার সন্তান ও সন্তানের সন্তান সবই অন্তর্ভুক্ত যে ব্যাপারে ‘আপন বা. 

সৎ এর মধ্যে কোন পার্থক্য নেই। নিজের সতীনের সন্তানদের সামনেও স্ত্রী লোকেরা সাজ-সজ্জ্বাসহ তেমনি 

ভাবে আসতে পারে যেমন নিজের সন্তান ও সন্তানের সন্তানদের সামনে পারে। 

২৩। “ভাই'দের মধ্যে আপন ভাই, সৎ ভাই ও মায়ের অন্য স্বামীর সন্তান সবই অর্ততুক্ত। 

২৪। ভাই ও ভগ্ন বলতে তিন প্রকারের ভাই ও ভঁগ্নি বোঝায় এবং তাদের সন্তান, সন্তানের সন্তান এবং কন্যার 

সন্তান সবই সন্তান বলে গণ্য । ্ 

এর দ্বারা আপনা আপনিই একথা প্রকাশ পায় যে আওয়ারা (ভবঘুরে) ও কু-চলন সম্পন্ন স্ত্রী লোকদের 

সামনে সন্তাস্ত মুসলমান স্ত্রী লোকদের সাজ-সজ্জা প্রকাশ করা উচিৎ নয়। | 

২৬। অর্থাৎ অধীনস্থ হওয়ার কারণে তাদের সম্পর্কে এ সন্দেহের অবকাশ থাকে না যে তারা এই ঘরের স্ত্রী: 
লোহ ত ক মক তাজা সাহ তে মা 


চারটি EOD Er DS ES EEE EE ELE EEE জকি রহ সু ভুল ছন ৰ তখন ত 
ভু ৮2 ৮৩227775757 তু us aaa ls sls saan a sna 


ear অ অ 
[a প্র, আআ আক জা, জজ 


“Ewin জ। জ ভ। জা জা জাজ আতপ aun কি) আজ. 


/5 
> 


২৪ 


৫» ডি 


আল্লাহর নিকট তোমরা 
তওবা কর 


০১৪) ? 4, ৫ 11 26058 i 


A গু তোমাদের জুড়িহীনদেরকে তোমরা বিবাহ ' এবং ৮০) আশা করা যায় 
সম্নিত্রবাণ মধ্যকার দাও 


EE Ec HR 
০১] 2 5 চি ) ৫১ উপ 


আহ তন অভাবধুক্ত অতনা তারা হয় খাল 'তোমাদের দাসীদের ও তোমাদের দাসদের মধ্যহতে 


করে দেখেন ৃ 
fw a টি 
Ws ৬ 4৮৪১ ৩2 
যহাবিজ্ঞ  প্রাচ্্যময় আল্লাহ আর তাঁর অনুগ্রহে 


০ 2) 242 GS LE 930 5 Gi 


আল্লাহ হকে যতক্ষণন। বিবাহ করতে সামর্থ রাধে না ১7 


HONS LE EC ORS 6 3 a 


মালিক করেছে তাদের মধাহতে মুক্তির) -. চায় এবং তার ছে 
যাদের ' 


চুক্তিপত্র করতে নর 
০২০৮৫ ৮১ 
তোমাদের ডান হাত 


তোমরা তাহলে 
‘মুক্তির ছুক্তিকর. (অর্থাৎ দাসদাসী) 


হে মু'মেন লোকেরা, তোমরা সকলে মিলে আল্লাহর নিকট তওবা কয়, আশা করা যায় ডোময়া কলাণ লাভ করবে! 
৩২. তোমাদের মধ্যে যারা জুড়িহীন, আর তোমাদের দাসদাসীর মধ্যে যারা সচ্চরিত্রবান, তাদের বিবাহ দাও। 
তারা যদি গরীব হয়, তা হলে আল্লাহ নিজের অনুগ্রহে তাদেরকে ধণী করে দেবেন। আল্লাহ বড়ই প্রশস্ততা 


| বিধানকারী এবং মহাবিজ্ঞ ৷. 
"৩৩. আর যারা বিবাহের সুযোগ পাবে না তাদের উচিত নৈতিক পবিত্রতা অবলম্বন করা, যতক্ষণ না আল্লাহ্‌ 
স্বীয় অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দেন। আর তোমাদের দাস-দাসীদের মধ্যে হতে যারা চুক্তি-পত্র 


করার দরখাস্ত দিবে তাদের সাথে চুক্তি-পত্র কর২৭ 


২৭। 'মোকাতাবত' -এর অর্থ দাস বা দাসী মুক্তি লাভের জন্য নিজ মালিককে বিনিময় অর্থ দেবার প্রস্তাব করলে 
8878৩8৯৯2৯8 


EB 
LY 
i) 
i 
Bl 
এ 
ls 
র্‌ 
5 
ছা 
নর 
টা 
এআ 
5 
পা 
রা 
Lt 
জ 
5 
এজ 


nu, আভা জে). .। 


“হজ. হে আজহা, TEC CE ETE CE TE TE 


EBON 


মিশনে হ-লিশনিশমিশর নিস 
CA toi nt lot Tn ১ ট 


Cn 


SE এ তত 


31০৮ 


Os CC, DG DC Pe CC PFC 


927 


রর (6 টি [রেপ রর 2 
৮ 15 LES ০১৯০ ৩) 


দুনিয়ার জীবনের বাস লাভের জন্যে চরিত্রবতী sss তারা চায় যখন 


জে. জাজ 


৫৩৫ ৯+% 


2 
রি 922 ® রে ৰ রর শি ৬) 
65 JRF AD) ৬০ ৪2 9 ৪৯১ 
(তাদের উপর) তাদেরকে জববদপ্তির পরে আগ্রা তাহলে তাদেরকে বাধ্য করবে 
ক্ষমাশীল নিশ্চয়ই 


আজ জং জে 


তোমরা যদি জানতে পার যে তাদের মধ্যে কল্যাণ 
রয়েছে২৮, আর তাদেরকে সেই মাল-সম্পদ হতে দাও যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন২৯। আর 
তোমাদের দাসীদের নিজেদের বৈষয়িক স্বার্থের জন্য বেশ্যাবৃত্তি করতে বাধ্য করোনা৩০। যখন তারা 
নিজেরা চরিত্রবতী থাকতে চায়৩১। যে তাদেরকে সেজন্য জবরদস্তি করবে, আল্লাহ এ জবরদস্তির পর 
তাদের জন্য ক্ষমাশীল দয়াময় । 


২৮। ‘কল্যাণ’ বলতে দুটো জিনিস রোঝায়ঃ প্রথমত গোলামের মধ্যে চুক্তি অনুযায়ী বিনিময় অর্থ দাম করার |} 
যোগ্যতা । দ্বিতীয়তঃ তার মধ্যে এতটা বিশ্বস্ততা ও সততা বর্তমান থাকা যে তার কথার উপর আস্থা 
স্থাপন করে চুক্তি করা যেতে পারে। 
এটা এক সাধারণ নির্দেশ। মনিব যেন কিছু না কিছু অর্থ মাফ করে দেয়, মুসলমানরাও যেন তাকে সাহায্য 
করে এবং বায়তুলমাল থেকেও তাকে যেন সাহায্য দান করা হয়। 
জাহেলিয়াতের যুগে আরববাসীরা নিজেদের দাসীদের দিয়ে বেশ্যাবৃত্তি করাতো এবং তাদের উপার্জন 
ভক্ষণ করতো । ইসলাম এই পেশাকে নিষিদ্ধ ঘোষণা করে। 5 
অর্থাৎ যদি দাসী স্বেচ্ছায় কু-কর্মে রত হয় তবে সে নিজে তার আপরাধের জন্য দায়ী হবে। তার অপরাধের [8 
জন্য আইন তাকেই পাকড়াও করবে। কিন্তু যদি তার মালিক জোরপূর্বক তাকে কু-ব্যবসায়ে লিপ্ত করায় ঃ 
তবে মালিকই দায়ী হবে এবং মালিককেই পাকড়ানো হবে। 


্‌ 
রঃ 
: 
: 
: 
f 
{ 
: 
: 
: 
: 
৮ 
্‌ 


2 ইইউ ইনি হন গত ক গর 
হিরন তত লন নত ৪ শর--7-8882-8 SORE ES 


গলপ 242 11% এ 5 
০০০ ৮০০১৯ 5 ৬১০৮5 


টা _ পুধিবীর ও  আকাশননডলির জ্যোতি 


1,22৬ 3 Fadl পাতি G3 


তে 
- ) পারের (অবস্থিত)  প্রদীপাট একটি প্রদীপ শত দীপাধার যেমন তাঁর জ্যোতি 


টি টি oY CHS সু রে 
292. টা ও ৪ ৯১ 2 SS ঞ 
উদ্ল তারকা তা ঘেন নস 


বরকত ও? [৮ রক্ত ছে (তে, রা কাচপাত্র 


|. ৩৪. আমরা সুস্পষ্ট ভাষার হেদায়াত-সম্পন্ন আয়াত তোমাদের নিকট নাযিল করেছি, আর সেই জাতিগুলির 

শিক্ষাপ্রদ দৃষ্টান্ত সমূহও আমরা তোমাদের সামনে পেশ করেছি যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে। 

আর সেই নসীহত সমূহও করে দিয়েছি যা খোদাভীরু লোকদের জন্য হয়ে থাকে। 

| কুকুঃ ৫ 

দু] ৩৫, আল্লাহ আকাশমণ্ডল ও যমীনের নূর৩২ । (বিশ্বলোকে) তার নূর-এর দৃষ্টান্ত এরূপ, যেমন একটি তার্কের 
উপর প্রদীপ রাখা হয়েছে, প্রদীপ রয়েছে একটা ফানুসের মধ্যে । ফানুসের.অব্স্থা এরূপ, যেমন মোতির 
মত ঝকমক করা তারকা, আর. সেই চেরাগ এমন এক বরকত ওয়ালা জয়তন গাছের তেল দিয়ে 


উজ্জ্বল করা হয়, 


: ৩২। অর্থাৎ বিশ্বে যা কিছু প্রকাশ পাচ্ছে তা তারই নূরের বদৌলতে। 


সূরা আন্‌- নূর -২৪ ১৮৯ রিনিতা পারা” ১৮ 


ললে 
জৰ চহ চহ মৎ সম সা চৰ হৰ ক তৰ রম সস জজ জলজ আজ জম ER 


টু ঞ 56 তেরে 5 2 ৮ 2672 


উজ্জল আলো তার তেল যেন ন। আর (মা) “যয়তুনের 
ডু নই হ্যা ie ei না 
2 


০৮ 425) 22) SUG ১১2 IBC LLG ) 


Ya আল্লাহ পথ দেখান চা উপগ্ন জোতি আগুন তাকেস্পর্শ করেনাই 


25 ১০৯৫১ UES &। ৩০৪৫ 5 AE 


আগ্াহ আর লোকদের জনো দৃষ্টাস্তসমৃহকে আল্লাহ্‌ পেশ করেন আর ইচ্ছে করেন 


1 ৫ 
Er ৬ 285 ৩৪ 4৫ 2 প্র 
গু তু ৪৬ 
০0৩ 93 তে ৪ ১৮ ০ 


স্বরণ করতে ও সমুন্নত করতে আল্লাহ জিত গুলোর (এসব লোক) খুব অবহিত কিছু 
(সেগুলোকে) গয়েছেন, (অর্থাৎ মসজিদের) মধ্য আছে ? 


৪০০০৬) 5 25৩ ও ৫ 7৫44৫ জে 


মঞ্গাসখূহে গু  সৰ্চালসমূহে তার মধো তারই, চি করে তাঁর নাম 


(তারা) 


যা না পূর্বের না পশ্চিমের । যার তেল আপনা-আপনি প্রজ্বলিত হয়ে ওঠে তাতে আগুন স্পর্শ 
করুক বা না করুক । (এভাবে)৪আলোর উপর আলো (বৃদ্ধি পাওয়ার সব উপাদান একব্রিত৩৩)। আল্লাহ 
তীর নূরের দিকে যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। তিনি লোকদেরকে দৃষ্টান্ত সমূহ দিয়ে কথা বুঝিয়ে 
থাকেন। তিনি সর্ব বিষয়ে ভালোভাবে ওয়াকিফহাল। 
(তাঁর নূরের দিকে হেদায়াত-প্রাপ্ত লোক) সে সকল ঘরে পাওয়া যায় যে গুলিকে উচ্চ-উন্নত করার' এবং | 
যার মধ্যে আল্লাহকে স্মরণ করার তিনি নির্দেশ দিয়েছেন | তাতে এই সব লোক সকাল-সন্ধ্যা তার | 
তসবীহ করে। 


এই উপমায় প্রদীপের সংগে আল্লাহর সত্তা ও 'তীকে' এর দংগে বিশ্ব-ব্যবস্থাকে উপমিত করা হয়েছে এবং | 
“ফানুষ' এর সংগে সেই পরদার যার মধ্যে হক তা'আলা নিজেকে সৃষ্টি লোকের দৃষ্টি হতে লুকিয়ে |] 
রেখেছেন। এই পর্দা প্রকৃতপক্ষে গোপনীয়তার নয়, বরং প্রকাশের তীব্রতার পর্দা । সৃষ্টিলোকের দৃষ্টি তাকে 
দেখতে এই জন্যই অক্ষম যে নূর * এত তীব্র, বিশুদ্ধ ও সর্বাত্মক যে, সীয়াবদ্ধ দৃষ্টি-শক্তি তার" অনুভূতি রর 
গ্রহণে অসমর্থ । ‘আর সেই চেরাগ জয়তুনের এমন এক বরফতওয়ালা গাছের তৈল দ্বারা উজ্জ্বল-কর! হয় যা | 
না পূর্বের, না পশ্চিমের’ কথাটি মাত্র প্রদীপের জ্যোতির পূর্ণতব ও তীব্রতার ধারণা দেয়ার জন্য বলা 
হয়েছে । প্রচীনকালে. জয়তুন তেলের প্রদীপ থেকেই সব থেকে বেশী উজ্জ্বল আলো পাওয়া যেতো, এবং | 
শপে ৯ রত 
করা হতো। আবার বলা হয়েছে- “যাহার তৈল আপনা আপনি প্রজ্জলিত হইয়া ওঠে তাহাতো আগুন 
স্পর্শ করুক বা না করুক” 8885889885৬: 
ুছুদান, করা। ছু an annus eee etn ne) : Han eta মাস এর 


হিযাবোশি শি =) পাত ALE 
১১০১১ ০" ০. ১,» - 


28 ১০৯১ ৫৮ 295 UG 229 


হতে 


OPE 1559) 28)? 


rT 


যাকাত আদায়করতে ও. 


২০৭১ 


টি চরে #2 


CC EEE 2) ৪2১25) ৪44 ? 2 ০৪ পাতা 


উত্তম আল্লাহ (তারা এসব করে এজনো) দৃিসমূহ ও অস্তৱসমূহ তার মধ্যে 
। তাদেরকে প্রতিফল দেন 


হৈহহের 


2224 ss 3s 


যেন. 
ie ৬১১৪ 28) 5 ৮৫৯৮৬ ০2 ০৩৯ 5155 
আর তাঁর . অনুগ্রহে তাদেরকে বাড়িয়ে দেন এবং তারা কাজ 
রর করেছে 


AU BAS GI 5৪৩০০ ৪৪ 


তাদের আমলস্খূহ কুং ফর] করেছে যারা আর কেন হিসাব ডি 


্ ৫0৫ ৮5051410225 পঠদু ede 
টি 1১) (৪৩ ৮ OLE 2৯০, 2৩7 


সেখানে শৌছবল মঘন।  এননকি পানি পিপাসার্ভ লোক তাকে মন করে 
(হিপেবে) 


যাকে স্গীপিবা দেন আল্লাহ 


4s Ed 


পাপা তো বে 
৫ 239 5৩৬ 2 023 $ 


রঙ 


' তারহিসাব তাকে তখন তার কাছে আল্লাহকে পেল বরং কিছুই সেখানে পেল 
পৃর্করে দিলেন 


যাদেরকে ব্যবসায় ও কেনা-বেচায় আল্লাহর স্মরণ, নামায কায়েম করা ও যাকাত আদায় করা হতে গাফিল 
করে দেয় না। তারা সে দিনকে ভয় করতে থাকে যে দিন দিল উল্টিয়ে যাওয়া এবং চোখ পাথর হয়ে 
যাওয়ার অবস্থা দেখা দেবে। রর 

(আর তারা এ সব করে এ জন্য) যেন আল্লাহ তাদের উত্তম আমলের প্রতিফল তাদেরকে দেন এবং 
অতিরিক্ত স্বীয় অনুগ্রহ দিয়ে তাদেরকে ধন্য করেন। আল্লাহ যাকে চান বে-হিসেব রেজেক দান করেন। 

(পক্ষান্তরে) যারা কুফরী করেছে, তাদের আমলের দৃষ্টান্ত এরূপ, যেমন শুষ্ক পানিহীন মরুভূমির বুকে 
মরীচিকা; পিপাসু ব্যক্তি তা পানি মনে করেছিল, কিন্তু যখন সেখানে পৌছিল তখন কিছুই পেল না। বরং 
সেখানে সে আল্লাহকে বর্তমান পেল যিনি তার পুরাপুরি হিসাব সম্পন্ন করে দিলেন। 


উল) 25:৮০ 25252252225 6৫6৪ রর 


BE ED ED পুত শপ 


সূরা আন্‌- নূর -২৪ ১৯১ পারা- ১৮ 


EE SEBEL ১১2 AEE COE EAC) A 


Cn 0:48 


গজের গে তে 


জা, হজ জজ পা.) 


GD BCD DOB 


ERE RCP উম A Antena nnn বক চে ২5৮55 ১ Ft Ce tt ER nl সা 2 5s ORE 


ESR 23 Ll 
০৫ ১৩৯ 2৩ 2। 
গভীর ২ রি অন্ধকারপুজ যেমন অথবা গ্রহণে. তৎপর 


, ৩১৩০ 9 32 2 ও 9৫ 35 22 


নেখমালা তার উপরে তরঙ্গ তায় উপর তরঙ্গ তাকে his করে 


CAAA 


০ ৪৩০ 719 ১০৮৭ 8 1 


না ভার হাত নে বের করে যখন তার কিছু (স্তরের) অন্ধকারপুঞ্জ 


রা 
নাই তখন 


ভা ১৬৫৪ 


আকাখমন্ডলির নঞে কিং তারই ডি? হ্‌ করছে আল্লাহর 


রদ ৪০৮৯ 2 


যে 
খু 


ডি ৮২৮০ 238) 2 ES 3 


প্রত্যেকে . ভান বেলে চলছে পাখীরাও আর 
) 


আর আল্লাহর হিসেব গ্রহণে তৎপর । 5 
৪০. অথবা তার দৃষ্টান্ত এমন যেমন এক গভীর সমুদ্রের বুকে অন্ধকার; উপরে এক. ঢেউ ছেয়ে রয়েছে, তার |] 
উপর আর একটি ঢেউ, তার উপর রয়েছে মেঘমালা; অন্ধকারের উপর অন্ধকার সমাচ্ছন্ন। মানুষ নিজের 
হাত বের করলেও তা সে দেখতে পায় না। বস্তুতঃ আল্লাহ যাকে নূর দেননি তার জন্য আর কোন নূরই 
নেই। 
রুকুঃ ৬ 
তোমরা কি দেখতে পাও না যে, আল্লাহর তসবীহ করছে সেই সব-কিছু যা আকাশ মন্ডল ও যমীনে 
অবস্থিত রয়েছে- আর সেই পক্ষীকৃলও যারা পক্ষবিস্তার করে উড়ে বেড়াচ্ছে? প্রত্যেকেই নিজের নামায ও 


দি রন টি ২০: টু ০ জন * 
এ © EE CG Ry Al : 


তারা করছে যাকিছু খুব অবহিত আল্লাহ 


2589 abl তি UDI 2 5 ৩১০ ৃ 


প্রভাব আল্লাহরই দিকে এবং পৃথিবীর ও 
'. (সকলেরই) 


চে রি ৫ নি ৫ রর A 

22 DY ০ হে Al 
তার মাঝে নিত 9 নেমমালাকে ee আল্লাহ 
করেন 


ৰ 
2 2 তে ALL পর 
92 7০০ 2 | ৮5১৬ ৫ 


হতে নির্গত হয় 
£2 রিতার y 


2% (ZF 


নিয়ে ক্ষতি পৌঁছান অতঃপর 


EROS ৬ ১৬৫ 55 ৩৪ কঃ 


Ee পতিত উপক্রম হয় রি ই যার হতে 


১06) 2 এ এ) IE ৯,৫9৭ 


ও রাতকে আল্লাহ আবর্ ঘটান 


লজিক লিজ জল 
* আকাশমন্ডল ও যমীনের বাদশাহী আল্লাহরই জন্য, আর তার দিকেই সকলকে ফিরে যেতে হবে। 
তোমরা কি লক্ষ্য করনা যে, আল্লাহ মেঘমালাকে ধীরে ধীরে পরিচালিত করেন। পরে তার খন্ডগুলিকে 
পারস্পরিক একত্রিত ও সম্মিলিত করেন, পরে তাকে আরো পুষ্লিভূত ও ঘনিতুত করে তোলেন ? তোমরা 
এও দেখ যে, তার অত্যত্তর হতে বৃষ্টির ফোটা টপকিয়ে পড়তে থাকে । আর তিনি আকাশ হতে উচ্চ৩৪ 
পাহাড়গুলির সাহায্যে শীলা বর্ষণ করেন । আর যাকে ইচ্ছা তা দিয়ে ক্ষতি পৌঁছিয়ে থাকেন, আর যাকে 
ইচ্ছা তা হতে বাঁচিয়ে রাখেন। তার বিদ্যুতের চমক চোখকে বালসিয়ে দেয়। 
রাত ও দিনের আবর্তন তিনিই ঘটিয়ে থাকেন। 


এর অর্থ শৈত্যে মে যাওয়া মেখমালাও হতে পারে যাকে আ্বালংকারিক ভাষায় আসমানের পাহাড় বলা 
হয়েছে এবং যমীনের বুকের পাহাড়ও হতে পারে যা শূন্যব্োকে মাথা তুলে দাড়িয়ে আছে। এই সব 
পাহাড়ের চুড়ায় জমা বরফের প্রভাবে অনেক সময় বাতাস এতই শীতল হয় যে তার ফলে মেঘমালা জমাট 


7১১৪, 


সস জলি উতর এজ 


এ) রজতের এ৯ঠ $9 > 


আল্লাহ এবং অর্তুদৃষ্টি সম্পননদের জন্যে 


| 5৯১৫ > 
০৮ (৪৬৮ ০০ ৩ পে ও 
উপর কেউ পানি 
তদের মহত 
24 2 ১০১৫, 5 
AS 5 «9৫৯৯ ও ৬০০০৫ এ 


তাদের রে আবার উপর 


|) 


COR CRC DRG CJR DDR 


2007 


গাগা 


(al 


45 ৫) $) এ 


(At পাটের 


বা বি আমরা নািল নিশ্চয়ই ক্ষমতাবান 
করেছি 


তাতে বিশেষ শিক্ষা রয়েছে চক্ুম্মান লোকদের জন্য। ক]. 
আল্লাহ সব জীবকেই এক প্রকারের পানি হতে সৃষ্টি করেছেন। তার কোন কোনটি বুকের উপর হামাগুড়ি | 
দিয়ে চলে, কোন কোনটি দুই পায়ে ভর করে চলে, আবার কোন কোনটি চলে চার পায়ে তর করে। তিনি 
যা-ই চান সৃষ্টি করেন, তিনি তো সর্বশক্তিমান। 

আমরা স্পষ্ট ভাষায় মহাসত্য প্রকাশকারী আয়াত-সমূহ নাযিল করে দিলাম। এখন সিরাতুল মুস্তাকীমের 
দিকে হেদায়াত আল্লাহই দিবেন যাহাকে তিনি চান। | 
এই লোকেরা বলেঃ আমরা ঈমান এনেছি আল্লাহও রসূলের প্রতি, আর আমরা আনুগত্য মেনে নিয়েছি 
NTT RNR 


[বে তালে CE EA) 
52525727৮৮2 তম 2 Eats ইউজ 


সূরা ble Eels -২৪ ১৯৪ পারা- ১৮ 


রি টাকে ৫1 


তাদের শে ও ৮ 


/ পর, জ। আজ ভা তা, 2 | টি 


se প্র | 


আআ আর wl 


জন চি রে রা 


so পর পর) রা, 


চি 


(23297 / এপ Br 
১০১৮) ১ 225 2 ১৪:১৫ 01 025 Al 1265) 
হরি রসূল. ও তাদের উপর, আল্লাহ ফন কেন থে তারা.ভয় করে অথবা তারা সন্দেহ 


৮3 2822 AL / 39 ২) 8 ৫৫7 পর্ব 4৫ 
তি Ff শব ৰ পি 5» || 

O00) U¥ (৩ (৫) © ৪0 1 (৮১ ০৬ 

মুশননদের উক শোভাপেত সুলতঃ রর তারাই এসবলোক 


পর্ণ ১ ৬) রি 3 | 
a 481 0) 219 | 


ফয়খলার অণো আগ পাসুণের ও আলসার দিকে ৬ হয় যখন 


1235 


সফলকাম ই আমরা ভরনলাম তারা বলবে 


তাদেরকে যখন আল্লাহ ও তার রসূলের দিকে ডাকা হয় - যন রসূল তানের গারম্পরিক বিবাদ বিলের 
মামলার ফয়সালা করে দিবেন, তখন তাদের মধ্য হতে একদল পাশ কাটিয়ে চলে যায়। 
অবশ্য সত্য যদি তাদের আনুকূল্য করে তা হলে তারা রমূলের নিকট বড় আনুগত্যশীল লোক হিসেবে 
উপস্থিত হয়। 
তাদের দিলেকি (মুনাফেকীর) রোগ প্রবেশ করেছে? কিংবা তারা সন্দেহে পড়ে গেছে? অথবা আল্লাহ ও 
তার রসূল তাদের প্রতি যুলুম করবেন বলে তাদের ভয় হচ্ছে? আসল কথা এই যে, তারা নিজেরাই তো 
যালেম। 

নুদ্কৃঃ ৭ 
"ঈমানদার লোকদের কাজ তো এই যে, যখন তাদেরকে আল্লাহ ও রসূলের দিকে ডাকা হবে- যেন রসূল 
“তাদের মামলা-মুকদ্দমার ফয়সালা করে দেয়- তখন তারা বলেঃ আমরা শুনলাম ও মেনে নিলাম। বস্তুতঃ 
এ রূপ লোকেরাই কল্যাণ লাভ করে। | 


লু ন BRE হাত 135 ie; i এজ শি Ea নি উহ শি ভিত তি ভালমত গস সন্ত) Bette ং হজ্জ কু 


সূরা আনৃ- নুর -২৪ ৃ ১৯৫ ৃ পারা- ১৮ 


জজ জজ জজ 7 জজ জাজ জজ. আ-জ-জ্ঞ-জ উগ্র ও জজ জজ জা গ্রা ভ-ভ্- উ-জ্-জ-ড-৪ ৬ জজ হজ জজ 


রর রি ৫1) ভার ত্র সিডির 45) Ry (১০ 2 
শা তা জি 


০১০৪ 29) (2 ০0৯) ১ dW 


A 
. অতঃপর se আল্লাহকে ভয় করে এবং তার রসূলের ও আল্লাহর ৮৬ ৮ আর. 
এনব লোক হতে দূরেথাকে 


৮৪৩০ “ ৩৪৪ 2১ ভি 2 2 


তদের শপথগুলোকে দৃঢ় ভাবে নামে ডি আর 
(করে) শপথ করে 


রি ও 05 ১ 


আশুগতা তোমরা শপথ করে। 


95 ০০2৩ Us 2) 


কাজ করছ তোনরা যাকিছু খুব EA আল্লাহ 


০9:০9 2 পার্ট "22 2তার্র 


৩৫0 ৮ ও 54 122 2 2 


তবে (জেনেরাখ) তোমরা দুখ 
তপক্ষে ফির।ও 


2 ope eho hr ৬ 


ভি যদি আর ৮৮: যা গেলা আম তাকে দির যা তার উর 


৪৫8০] 21৫) &) তি রি ডি রি ই 


সুম্পরভাবে পোছান এ যে রাসূলের (দায়িত্ব) না আগ তোমরা সঠিক পথ 
(বিধান। উপর পাবে 


আর সফল হবে সেই সকল লোক যারা আল্লাহ ও রসূলের হুকুম পালন করে, আল্লাহকে ভয় করে এবং 

তার নাফরমানী হতে দূরে থাকে। | 

তারা (মুনাফেকর!) আল্লাহর নামে কড়া কড়া শপথ করে বলে, “আপনি হুকুম দিলে আমরা ঘর-বাড়ী হতে | 
বের হয়ে আসব।” তাদেরকে বলঃ “শপথ করোনা, তোমাদের আনুগত্যশীলতার অবস্থা খুব [৮ 
ভালোভাবেই জানা আছে। তোমাদের ক্রিয়াকলাপ সম্পর্কে আল্লাহ বে-খবর নন।” i 
বলঃ “আল্লাহর অনুগত হও এবং রসূলের অধীন ও অনুসরণকারী হয়ে থাক। কিন্তু তোমরা যদি মুখ 
ফিরিয়ে থাক, তা হলে খুব ভালোভাবেই জেনে নাও, রসূলের উপর যে কর্তব্য পালনের দায়িত্ব দান করা 
হয়েছে সে জন্য সে-ই যিম্মাদার; আর তোমাদের উপর যে ফরযের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে, সে জন্য 
তোমরাই দায়ী। তার আনুগত্য করলে তোমরা নিজেরাই হেদায়াত পাবে। অন্যথায় রসূলের দায়িত্ব এ 

হতে বেশী নয় যে, সে পরিষ্কার ভাবে বিধান পৌছিয়ে দিবে।” 


Ca HC PAS Pe সা os Glo a সভ্য 


সা অক সা কা পপ পক আক পা পল = বক কক ক কক লু 2০ ছু 
৪৯৩ ইড ৬৪৯৪৯৪৯৯৬৯৪ ৯০৪৯৩ EE eB Eee REE EE EOE EBERT SERBS IEE SESE EET LESS AEE 


৬ 22064 ও পা ওলা 
J) 462 ৯ 


সা তিনি ৮০ 


উট ভিত টি WAAL 


যা! ৪ তাদের জন্যে অবশ্যই 
সুদৃঢ় করবেন 


৫5৫ 2 24 24 p> এ টো 
sal ৮৫১৯৯ ৬০6৪ রিড 
নিরাপত্তায় তাদের ভয়-ভীতির পরে, তাদের জনো অবশ্যই 

পরিবর্তিত করে দেবেন, 


৫108 পপ পুর্ণ ১৫ ১৫ ৩ ১ 
১১ ৩০ ৮৮ ০৮ 5 সি 3, 9৮৮8 5 


এর কুফরী যে আর কোন আর্মর তারা শরীক 
করবে। কিছুরই ঢা 


© OR 


ent 


(as sd mls sa ds sors 0 sa alo am Owe, Ce Un msm, a, manana een adam নয রঃ 


তোমাদের মধ্যে হতে সেইসব লোকের সাথে-যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে- আল্লাহ ওয়াদা 

করেছেন যে, তিন তাদেরকে তেমনি ভাবে যমীনে খলিফা বানাবেন যেমন ভাবে তাদের পূর্বে চলে যাওয়া 

লোকদের বানিয়েছিলেন, তাদের জন্য তাদের এই দ্বীনকে মজবুত ভিত্তির উপর দাড় করে দিবেন যা 

আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন এবং তাদের (বর্তমান) ভয়-ভীতির অবস্থাকে শাস্তি ও নিরাপত্তা মূলক 

অবস্থায় পরিবর্তিত করে দিবেন তারা শুধু আমারাই বন্দেগী করবে এবং আমার সাথে কাউকেও শরীক 
করবে না৩৫ অতঃপর যারা কুফরী করবে৩৬ তারাই-আসলে ফাসেক লোক। 


কেউ কেউ এর থেকে এই ভুল ধারণা গ্রহণ করে বসে যে- পৃথিবীতে যে শাসন ক্ষমতা লাভ করে সেই ১ 
খেলাফত লাভ করে কিন্তু প্রকৃত কথা আয়াতে যা বলা হয়েছে তা হচ্ছেঃ যে মু'মিন হবে আল্লাহ তাকে 
“খেলাফত দান করবেন। ই 
- এর অর্থ এ হতে পারে যে- খেলাফত পেয়ে না শোকরী (অকৃতজ্ঞতা) করে এবং এর অর্থ এও হতে পারে : | 
ET! ১৪ ss Pee শা 


£ 
15 


র 
: 
| 


০০৫০৪০৭১৭০৪ 


(ye 


I, 
le) 


চা 


0 


গৈ: 


(অর্থ 


৫৭. 


0 রুকুঃ 
৫৮. 


৫৬. 


চব ০৮৮৮ শে করো না নু ঘোমাদের(প্রতি) 


চিতা $) ০5৭59. 3 ৬৪ রর ৫ 


জ্াহাগ্রান তাদের আশ্রয়স্থল এবং 
(আল্লাহকে) 


০৩১, ৮৭ ৩5 ও ৬০9 ঠা ও 
ভোমাদের(হত)অুমতি নে নেয় ঈমান এনে, ES 
Al 2 | | 41 নি ১593 রে এ 


প্রাপ্ত নয়সে পৌঁছে নাই আর ও তোমাদের ডান হাত মালিক করেছে 


ৎ অবুঝ বালক বালিকা) (অর্থাৎ দাস দাসী) 


পার ১০৪ পারবতি পাও ০8 ৫ 
Um ০০৯ 2 ১) ৯৯৮০ ৩৫ ও 
ফজরের নামাজের 


তোমরা (খুলে) যখন ও 
রাখ 


উচু 
রঃ 


এ ৷ পাতি র। কাপড় 


নামায কায়েম কর, যাকাত দাও এবং রসূলের আনুগত্য কর । আশা আছে যে, তোমাদের প্রতি রহম করা 
হবে। 

‘যে সব লোক কুফরী করেছে তাদের সম্পর্কে এই ভুল ধারণায় থেকো না যে, তারা পৃথিবীতে আল্লাহকে 
কাতর ও অক্ষম করে দিবে । তাদের ঠিকানা জাহান্নাম, আর তা খুবই খারাব ঠিকানা । 

৮ 

হে ঈমানদার লোকেরা, তোমাদের মালিকানাধীন স্ত্রী-পুরুষ আর তোমাদের সে সব বালক, যারা এখনো 
বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌছেনি, তিনটি সময় যেন. অবশ্যই অনুমতি নিয়ে তোমাদের নিকট আসে £ 
সকালের নামাযের পূর্বে, দ্বিপ্রহরে যখন তোমরা কাপড় খুলে রেখে দাও, আর এশার নামাযের পর। 


সূরা আনৃ- নূর -২৪ | ১৯৮ পারা- ১৮ 


124 
১১৮ 
গোপনীয়তার 

(সময় 


ASTANA 

০১৯৮ ৮৩ 

বার বার যাতায়াত এসব | 
করতে (সময়) . [চর 


2 2 ইত ৪৩ ৫ 291 CS 


আর UC আল্লাহ স্পষ্ট বান 


2১০৪ তা 2 0089) HG fl 


চারা অং রি নেয় যেন তখন I বয়সে ৪৯১ ছেনেমেয়েরা পৌছে 


AE ১ ৩2 এ ৫ যম) 5 


EAS 
বর্ণনা করেন এড ৫ নেয় 
(দোল বজ) 


5120) £ পর 280 2 ৮৫9 (৫ 2 


(যৌবন)অতিক্রম. এবং আল্লাহ আর ভারনির্দেশাবলী তোমাদের আল্লাহ 
কারিনী 


উঠ পা এক LL, পা ৩১৫ ৮ এ 
৪০ IAS EE ০222 0) পট Gs 09 
তাদের জনো বিবাহের আশা রাখে না যার! মধ্যহতে 
লাই | ৬৫৮ 24 ০ ৫৩৫৫ ৫ 
ও ৯৩০০ নও ৩৪:৪৪ LU তা 7৬ 
প্রদর্শন ারিনীয়গে না তাদের বস্ত্র তারা খুলে রাখে যে কোন গুনাহ 
ৃ (অতিরিক্ত) 
এই তিনটি সময় তোমাদের পর্দা করার সময়। এর পর তারা বিনানুমতিতে আসলে তাতে না তোমাদের কোন 
দোষ হবে, না তাদের । তোমাদের পরস্পরের নিকট তো বার বার যাওয়া আসা করতেই হয়। এভাবে 
আল্লাহ তোমাদের জন্য তীর বর্ণনা সমূহের বিশ্লেষণ করে থাকেন; তিনি সবই জানেন, তিনি সুকৌশলী । 
আর তোমাদের ছেলেমেয়েরা যখন বুদ্ধির পরিপঞ্চতা পর্যন্ত পৌছিবে তখন অবশ্যই যেন তেমনি ভাবে অনুমতি 
নিয়ে আসে যেমন ভাবে তাদের বড়রা অনুমতি নিয়ে আসে। 
তোমাদের সামনে উম্মুক্ত করে দেন, তিনি সর্বজ্ঞ ও সুকৌশলী ৷ 
আর যে সব স্ত্রীলোক যৌবন কাল অতিবাহিত করেছে-, বিবাহ করার আকাঙ্থী নয় -তারা যদি নিজেদের 
455 
হবে না। 


পরে কিস্তি সর হ-স্ি্াশ্জশ্রাস্রস্তহ-তাস্রাসশ্শ্ শহর J 
1 মহ sme a EUR Een নে ই ৩৩১০ nnn Ranma et Een eee ৪ ৩৯৩৩০ RRR LLL ested 


গগন 


কপগোন্দর্মের 


০০ 


Ce 


(০০ 


2 2% ১.৫ ৫ 
ভি 


A> TA 0) 2 


সবকিছুজানেন সব কিছু শুনেন আল্লাহ আর তাদের জন্যে উত্তম 


SCOR SG SG ae 


Se Se 


SH SRE SC 


jG) 


ae Se) 


SCR SG 
CRC mS nl Cl. loo, lt DO FO IAD 


CMG 


SCC 
পে 


Gl SC Sy Ss SC 
Ca SR) 


CG On HC GG 


: অথবা 
( হতে 
5 


ত) (হী, ; 
Hl 252 2/ 5 37 222 | 
® °ঞ 

2৮৮ 22 51 ৮৮১৬৮ ৯ এ 
অথবা তোনাদের ফুফুদের ঘরগুলো অথবা তোমাদের চাচাদের ঘরগুলো(হতে) অথবা 
(হতে) 


12 2৮৮৫ + রড ১৫. ১ 1) 2992 ৩ ১ A274 
oe 
১৬৫ (৮৯৬৩০ ৩০ এ ৩৯৯ ০২ ১) Nl 
ভার চাবীগুলোর তোমরা মালিক যার অথবা তোমাদের খালাদের ঘরগুলে। অথবা তোমাদের 'মামাদের 
৪ (হতে 


Gi DC te OG 


৪. 
এ) 
8 


০. 
এ, 


৩ ও DTD 
Once a ale oC 


রে 


গা 


2! 


CSG SG oC 
সহ 


টি 
0 


গাগা 


তা সত্বেও তারা যদি লঙ্জাশীলতাকে রক্ষা করে তবে তা তাদের জন্যই কল্যাণময় হবে। আর 
আল্লাহ সবকিছুই জানেন ও শুনেন। 
কোন জন্ধ-পংগু বা রোগাক্রান্ত ব্যক্তি (কারো ঘর হতে কিছু খেলে) কোন দোষ হবে না। না এ ব্যাপারে 
কোন দোষ আছে যে, নিজেদের ঘর হতে খাবে কিংবা নিজেদের বাপ-দাদার ঘর হতে, অথবা নিজেদের 
মা-নানীর ঘর হতে, নিজেদের ভাইদের ঘর হতে, নিজেদের বোনদের ঘর হতে চাচাদের ঘর হতে, আপন 
ফুফুদের ঘর হতে, মামাদের ঘর হতে, খালাদের ঘর হতে কিংবা তাদের ঘর হতে, যার চাবি তোমাদের 
হাতে অর্পণ করা হয়েছে, অথবা নিজেদের বন্ধু-সুহদদের ঘর হতে। 


লগ 
oh 


Ch 


ন 


৯ 


১) 


৩৯০৯৬ ২৯২৪ 


"২৯ 


হু 


521 ৫৫, 
৯৯৮১ 


গাগা 


(অভিবাদন স্বরূপ) . 
নি “অপার পা) 1৭ ৫ রি 
2) 02 ৩৩ ৯৪০৪ 


আল্লাহ বৰ্ণনা করেন এরূপে পবিত্র 


জে 
(৫ 


সস ach 0d GSC ln eR WC PO ce ae 


CP Gr i GG Ca 


স্পট 


৮১০৮ 2292 ৫ 
৪৪১১1860561 815 
4 ঈমানদার মাত 
্‌ চি ৫7৮৫ A 2s 
422 12619) 2 sw 


তার সাথে তারা হয় যখন এবং তাঁর রাসূলের ও 
(উপর) 


2275 2 ৮ ৯৪ ই 
(5০ 9১ ১১৯১৩ Go US 


তোমার(হাভে) অনুমতি চায় যারা নিশ্চয়ই তার(হতে) অনুমতি নেয় যতক্ষণনা তারা চলে যায় 


০ 2 এ) রি SUK 
dj ১ ৪১৩ ৩৮৯৪৬ 5 ০৯ 
এ ও আল্লাহর উপর ঈমান আলে তারাই এনবলোক 
(উপর) 


তোমরা একত্রিত হয়ে খাও বা ভিন্ন ভিন্ন ভাবে খাও, তাতে কোন দোষ নেই। অবশ্য যখন ঘর- 
সমূহে প্রবেশ করবে তখন নিজেদের লোকজনকে সালাম করবে। কল্যাণের দোয়া আল্লাহর নিকট 
হতে নির্দিষ্ট করা হয়েছে, তা বড়ই বরকতপূর্ণ ও পবিত্র । এভাবে আল্লাহতা'আলা তোমাদের সামনে 
আয়াতসমূহ বর্ণনা করেন। আশা আছে যে, তোমরা বুঝে কাজ করবে। 


5 8 ৯ বর 
মু'মেন মূলতঃই তারা যারা আল্লাহ ও রসূলকে অন্ত হতে মেনে নেঃ । আর কোন সামাজিক-সামগ্রিক 
কাজে তারা যখন রসূলের সাথে একত্রিত হয় তখন তার অনুমতি না নিয়ে তারা চলে যায় না। হে নবী, 
যেসব লোক তোমার নিকট অনুমতি চায় তারাই আল্লাহ ও রসূলকে মানে । 


hn HS 


"a aus ene pee MMe MMe ene mee pes oe sue 


পে তাদের ব্যাপারে  কোনকিছুর জন্যে তোমার (নিকট) অনুমতি অতএব 
ও টি, মখন 


ষমাসীল : আল্লাহ নিই আলাহর তাদের জন্যে পা চাও 
(নিকট) | 


Eo ET 25 0549) 73 ৮ SB 


তোনাদের একে আহবানের নত তোমাদের বাঝে রাসূলের ' আহবানকে তোমরা গণ্য করো না 


৮ পা ৮ রি pes ঠা (১৫ 
৬৬ 


০ মি 


052 ৫ 
Pd 
অমান্য করে 


পি তর্ট UE AP AE 


অতএব তারা যখন নিজেদের কোন কাজের কারণে অনুমতি চাইবে তখন তুমি যাকে ইচ্ছা অনুমতি : 
দান কর। আর এই ধরনের লোকদের জন্য আতাহর নিকট মাগফেরাতের দোয়া কর। আল্লাহ নি্চিতই 
ক্ষমাশীল ও দায়াবান। 
হে মুসলমান! রসূলের আহ্বানকে তোমাদের পরস্পরের আহ্বানের মত ব্যাপার মনে করো না। আল্লাহ 
' সেই লোকদের খুবই ভালভাবেই জানেন যারা তোমাদের মধ্য হতে পরস্পরের আড়াল নিয়ে চুপে চুপে 
সরে পড়ে । রসূলের হুকুম অমান্যকারীদের ভয় থাক! উচিত, তারা যেন কোন ফেতনায় আটক হয়ে না 
পড়ে, কিংবা তাদের উপর মর্মন্তুদ আযাব না আসে। 


নিশ্চই. পৃথিবীতে ৩. একাশমভাপতে আছে যা কিছ এ 


রি ১ 2S Zar পা ঠপর্ত ৫ ELA 
FE: 8 (০৯৯) 22 ১. ৮4৪5 
উনি Se Rs) ae চক ভোঁ শকাব্তিত যেদিন এবং বে.জেবসার) 
না] যা. জানিয়েদেবেন . 


aaa aN ETAT aan NATE EERE EET TENET TEE 


৬৪. . সাবধান, হও! আসমান-যমীনে যা কিছু আছে, ৪ লন 
না কেন, আল্লাহ তা জানেন। যেদিন মানুষকে তীর দিকে প্রত্যাবর্তন করে নিয়ে যাওয়া হবে সেদিন তিনি 


তাদেরকে বলে দেবেন যে তারা কি সব করে এসেছে। তিনি তো সব বিষয়ই জানেন। 


লছ 


ক শর আআ আম non ভাত nan জে জাভা ss 


95 


এজ 


HCPC nL DR, DCG Dn DC শর 
নটি 
rl 
9. 
শে 
ia 
5 রর 


এ সূরার প্রথম আয়াত ' ১6398 41১3 $311 4915 এর 'আল-ফোরকান' শব্দটিকে সুরার নাম হিসেবে [রন 
গ্রহণ করা হয়েছে। অধিকাংশ সূরার মত শুধু একটি চিহ্ন হিসেবেই এ নাম গ্রহণ করা হয়েছে। তা সত্তেও এ সূরার | 
বিষয়-বন্তুর সঙ্গে এ নামের কিছু না কিছু সম্পর্ক ও সামঞ্জস্য রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানা যাবে। | 


নাধিল হওয়ার সময়-কাল 


বর্ণনাভংগী এবং আলোচ্য বিষয় সম্পর্কে চিন্তা করলে স্পষ্ট মনে হয় যে, সূরা মু'মেনুন ইত্যাদি যখন নাধিল হয়, এ. | 
সূরাটিও তখন নাযিল হয়েছে, আর তা ছিল রসুলে করীম (সঃ)-এর মক্কায় অবস্থানকালের মাঝামাঝি সময়। | 
ইবনে জরীর ও ইমাম রাষী যাহুহাক ইবনে মুজাহিম ও মুকাতিল ইবনে সুলাইমানের এ রেওয়াত্‌ উদ্ভৃত্ত করেছেন | 
যে, এ সূরাটি সূরা নিসার আট বছর পূর্বে নাধিল হয়েছিল। এ হিসেবেও এর নাযিল হওয়ার সময় কাল সেই | 
মাঝামাঝি সময়ই মনে হয়। ইবনে জরীর , ১৯শ খন্ড, ২৮-৩০পৃঃ; তফসীরে কবীর, ৬ষ্ঠ খন্ড-, ৩৫৮পৃঃ i 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


কুরআন মজীদ, হযরত মুহাম্মদ (সঃ)-এবং তার পেশকৃত আদর্শ ও শিক্ষা সম্পর্কে মক্কার কাফেরদের তরফ হতে | 
যে সব সন্দেহ-সংশয় ও প্রশ্ন উ্থাপন করা হয়েছিল, এ সূরায় সে সবের জবাব এবং তার পর্যালোচনা করা [পর 
হয়েছে। তার এক একটা প্রশ্নের পরিমিত ও যথাযথ জবাব দেয়া হয়েছে। আর সংগে সংগে সত্য দ্বীনের দাওয়াত | 
প্রত্যাখ্যান করার মারাত্মক পরিণতির কথাও স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে। শেষ ভাগে সূরা সু'মেনুন এর ন্যায়- | 
ঈমানদার লোকদের নৈতিক বৈশিষ্ট্যের একটা চিত্র অংকন করে জনগণের সামনে পেশ করা হয়েছে। বলা হয়েছে, 


এ মাপকাঠি দ্বারা পরখ করে দেখ, কে খাটি ও কে অর্থাটি-কৃত্রিম। এক দিকে রয়েছে এহেন মহান স্বাভাব- | 
চরিত্রসম্পন্ন লোক যারা নবী করীম (সঃ)-এর বিশেষ প্রশিক্ষণের ফলে এ পর্যন্ত তৈরী হয়েছে এবং ভবিষ্যতেও 


অনুরূপ ব্যক্তি চরিত্র তৈরী করার চেষ্টা করা হচ্ছে। আর অপরদিকে রয়েছে স্বভাব চরিত্রের সেই নমূনা, যা সাধারণ | 
আরবদের মধ্যে পাওয়া যায় এবং যা বহাল রাখার জন্য জাহেলিয়াতের ধারক বাহকরা সর্বশক্তি প্রয়োগ করছে। এ 


| দু'ধরনের স্বভাব-চরিত্র পর্যবেক্ষণ করে তোমরা এর কোনটি পছন্দ কর, তা বিবেচনাকরে দেখ । আসলে এ ছিল 


এমন একটি প্রশ্ন যা ভাষার পোশাকে সজ্জিত করে পেশ করা হয়নি বটে, কিন্তু তবুও এ আরবের প্রত্যেকটি [চু 
বাসিন্দার সামনেই বর্তমান ছিল। অতঃপর কয়েক বছরের মধ্যেই এক ক্ষুদ্র সংখ্যালঘু ছাড়া গোটা আাতিই এর যে | 


| জওয়াব দিয়েছে তা ইতিহাসের পৃষ্ঠায় চিরদিনের জন্য রক্ষিত হয়ে আছে। 


En So oo | __পারা-১৮. 


লহ ভর হজ আআ 8 জপ আজ জজ. aa.e.n.na.a nn. an 
শিনিদ কান শে ২৫৪ to ol ol Wl bt ol Wot ot ont Vol bt ont nt ৪৮৪৭8251228 ain nas nis BEE i ot a oe ot bE DE Por htt 


শপ ৫ রি es 5) 825 (roy ০ ৩... 
ছয় তার রুকু (সংখ্যা) মক্কী. আল-ফুরকাল-_সূরা! -(২৫)  সাতাত্তার তার আয়াত 


(সংখ্যা) 
০১৪৯৯:1১ EE 


অতীব মেহেরবান িশেষ দয়াবান আল্লাহর পা 


হু ৫৮ A 
৯০১2 ৯) ১ 2 
তাঁর জনে। তিনি এহণ করেন নাই এবং. পৃথিবীর ও. 


2৫ 


(216৬ IIE 56৩ 


যথাযথ) পরিমাণে তা অতএব জিনিসকে 
( ) পরিমিত করেছেন 


৫ 29) 4925 39 চি 
ইলাহরূপে তায পরিনত -(কিছুলোক) আর 
টি EC ak 

Pd রে 2 2 
“তাদেরকেই 


না আর সৃষ্টি করা হয়েছে 


5S; 


, উপকারের না 


অতীব বরকতপূর্ণ সেই সত্তা, যিনি এই ফোরকান নিজের বান্দার উপর নাযিল করেছেন যেন তা সারা HE: 
জগদ্বাসীর জন্য ভয়-প্রদর্শক হয়, : 
যিনি যমীন ও আসমানসমূহের বাদশাহীর মালিক, যিনি কাউকেও পুত্র বানিয়ে নেননি, যাঁর সাথে 
বাদশাহীতে কেউই শরীক নেই, যিনি সব জিনিসই পয়দা করেছেন এবং পরে তার একটি তকদীর নির্দিষ্ট 
করেছেন। 

. লোকেরা তাঁকে পরিত্যাগ করে এমন সব মা'বুদ বানিয়ে নিয়েছে যারা কোন জিনিস পয়দা করে না, বরং [ধুব 
চি পি Balt তির আনে ূ নি 


আল- ee -২৫ | ২০৫ ও 


ও তা(মুহম্থাদ (সঃ) মন গড়া জিনিস 
করেছে ' ব্লচনা করেছে 


পা ৩টি ৫ VD 2 EY 5 < 
(এই কোরআ+ন) রে 5555 ৫ 3 ৬)৬৮০-৪ 


উপকথার সমাহার শিখায় ও যুঘে. তারা উপনীত নি-চয়ই এভাবে 


রি তা পার পর্ণ ৪ 
৬৬ ৬৩ টি 


Cs. Guano s.n, a, n nse 


= ৫১ 


(সমুদয়)রহনা :. জানেন 


/ / 4 - 
৩১০ 45h ৯১০৭2 wilh ৫ 
Eee ৩১91 ৩১৯৬১ 


যারা না মারতে পারে, না জীবন দান করতে পারে, না মৃতদের পুনরর্শথত করতে সক্ষম। 
যে সব লোক নবীর কথা মেনে নিতে অস্বীকার করেছে তারা বলে: “এই ফোরকান এক মনগড়া জিনিস যা 
এই ব্যক্তি নিজেই রচনা করে নিয়েছে এবং অপর কিছু লোক এই কাজে তাকে-সাহায্য করেছে”। বড়ই 
যুলুম এবং অতীব কঠিন মিথ্যা এই কথা যাতে তারা লিপ্ত হয়েছে। রর 
তারা বলে ট802175717894278588:85 আর তা সকাল-সন্ধ্যা, 
তাকে শুনানো হচ্ছে।” সর 
হে নবী! এই লোকদেরকে বল তা নাযিল করেছেন সেই মহান সত্তা, যিনি যতীন ও আকাশ মলের তত্ব সহ 
রহস্য জানেন। প্রকৃত কথা এই যে, তিনি বড়ই ক্ষমাশীল ও করুণাময় । * 


enn. আং জা জা জং জা | 


ny HE জং 


(৮1৫ 

52৬৪) 

নাযিল কর! হল ও খাবার 
2৮৮ 2৫ 
5 

০ Sle 4) 

অৰতীৰ্ণ কর৷ | কোন তার উপর 

হতো 


ফেরেশতা 
৮৩ ০ রকি 2 B27 ৫. 
৮৪৩ OFS 21 HI 22) 
"তাহাতে C অথবা 1 তার উপর 
: JS . 
» AES HR) ANCL 4 
১১1 (০১৯১০)! 00 >) 
“ রর 


12412 


1 


NW) BO ORD ORI তে OB CDT ORI 
পদ (ns ne ও 0 আজ আ জা আর ‘Kn 


৬০০০ 


ফচ RE Mo Sy গর কে ব্য By ms ms ms He HG UG as) 


না 
“ৰ 


3 


Wy ms 0 By ns রাও রা নো জা জং জা, 


পা ১৪১) পার 23/ পাশ 
LA ১১ 
ৰ oo ও Lead 


তান্না পেতে পারে অতএব 
না 


তারা বলে এ কেমন রসূল, যে খাবার খায় ও হাটে-বাজারে চলাফেরা করে! তার নিকট কোন ফেরেশতা 
কেন প্রেরিত হল না যে তার সংগে থাকত এরং (আমান্যকারী লোকদেরকে) ভয় দেখাত । 

অথবা অন্তত তার জন্য কোন ধন-ভান্তারই অবতীর্ণ করা হত; কিংবা তার নিকট কোন বাগানই হত যা 

হতে সে (নিশ্চিন্তে) রুযি লাভ করত । আর এই যালেমর! বলে তোমরা তো এক জাদুগ্রস্ত ব্যক্তির পিছনে 

চলতে শুরু করেছ। ূ 

লক্ষ্য কর, কি রকম সব যুক্তি এরা তোমার সামনে পেশ করছে। তাঁরা এমনভাবে বিভ্রান্ত হয়েছে যে, কোন 

সঠিক পথই তারা পেতে পারে না। 


সস 


সরি mR 


REE 


lol...) mM. তি? 


5 ৬৫ IE দুদ 


৬১১ ০৪ 1 টাটা 


GH i a ন 


রর চেয়ে Co তোমার দিতে পারেন, চান যদি (সেই সত্তা) 'অভীব বরকতময় ন 
হর ডি " ঘিনি রর 
পা পা ৪12৫2 + | 
০০ 525 2289৭ ৩০, ৩ উন উল নর 
El তোমার জন্যে দিতে পারেন এবং ডি অর 
1 2 পাতা পা রি টি ta 
3 ৩৩ 2 ১৪ 2০০ সে 0৩ ০165 jee 
নন আর দে কিন্তু Betis 
S চির ৫ 1222 ১৮6৫1 নে 
৭2০ যখন 6 জ্বলন্ত অগ্নি কিয়ানতকে * নিথ্যারোপ করে (তার) জন্যে 
নী | (আগুন) যে. 
"AE ৫৫) রত ১2 / 5 ৬ 
8 5 SG 1৩৯৮ উঠ 9৩০ ৬ 
মত) ও ক্রোধের তার তারা শুনতে পাবে জায়গা হতে 
লি গর্জন (তখন) 
রম a ৬৯ ৬৯১ রে 4 2 ৭ রা 
Ce ২ ৪ 562০ ৩৩ 121 1) Hole 
2 2 Cat সংকীর্ণ জায়গায় তার মধ্যে নিক্ষেপ th যখন এবং রি 
সহ 2 224 A ভা পা 
3 1৮৯১ 222) 1১১৩৩ ») ৩ 6 না 1৯৮১ 
ই মৃত্যুকে তোমরা ডাক পেত মৃত্যুকে তারা ডাকবে 
র্‌ 22. 4 222 রর ১৯ টি 
নত ৩৫252 ০১৮ 1৯৮১ 5 রি 168 
র্‌  ক্ষকুঃ২ ডাক বরং এক(বার) 
£8 ১০. কল 
নর তোমাকে দিতে/পারেন। (একটি নয়) অসংখ্যা বাগ-বাগীচাও দিতে পারেন, যার নীচে দিয়ে বর্ণাধারা 


প্রবাহিত হয়; আর দিতে পারেন তোমাকে বড় বড় প্রাসাদ ।. 
১১, আসল কথা এই যে, এরা সেই নির্দিষ্ট মুহূর্তকে মিথ্যা মনে করেছে১। আর যে লোকই সেই 'যুহূর্তকে মিথ্যা 
মনে করবে তার জন্য আমরা জলস্ত আগুনের ব্যবস্থা করে রেখেছি। ৪ 
পর ১২. তা যখন দূরহতে এদেরকে দেখতে পাবে তখন এরা তার ক্রোধ ও তেজন্বী আওয়াজকে শুনতে পাবে। 
£8] ১৩, আর এরা যখন হাত-পা বাধা অবস্থায় তার কোন সংকীর্ণ স্থানে নিক্ষিপ্ত হবে তখন সেখানেই নিজেদের : 
শ্রী! -: মৃত্যু ও ধ্বংসকে ডাকতে শুরু করবে। ্‌ 
| ১৪, (তখন তাদেরকে বলা হবে.) আজ একবারের মৃত্যু নয়, বহু মৃত্যুকেই তোমরা ডাকতে থাক। 


১। অর্থাৎ কেয়ামতকে। 


রা লুল == == ভল হট) 
a a An ene ME EEE EP CN PC PEE AATEC হত eC aS SALAAM RR TEA ARTA 


এ আট জিভ es মিনি 


252৮ 


তে 


ত 
| 


॥ জা? চি? হা) হে. 


চা 


ভিজিট 


তাদেরকে জিজ্ঞাসা কর, এই পরিণতি ভালো, না সেই চিরস্তনের বেহেশত ভালো যার ওয়াদা করা হয়েছে | 
খোদাতীরু পরহেজগার লোকদের জন্য, যা হবে তাদের আমলের প্রতিফল এবং তাদের মহাযাত্রার শেষ 
যেখানে তাদের সকল আশা-বাসনা পুরণ করা হবে, যেখানে তারা চিরকালই থাকবে? যা পালন করা 
তোমাদের রবের দায়িত্বে এক অবশ্য পুরণীয় ওয়াদা বিশেষ! | 

আর সে দিনই (তোমাদের রব) তাদেরকেও ঘিরে ফেলবেন ও তাদের মাবুদদেরকেও ডেকে আনবেন 
যাদেরকে আজ তারা আল্লাহকে বাদ দিয়ে পূজা-উপাসনা করছে। পরে তিনি তাদেরকে জিজ্ঞাসা করবেনঃ 
“ভোমরা কি আমার এই বান্দাদেরকে গোমরাহ করেছ? না, এরা নিজেরাই সঠিক নির্ভুল পথ হতে বিভ্রান্ত 
হয়ে গিয়েছিল?” 


| 
০ 


No Bw am, Ee) ws, 


শু! আশ- ০কএকাশ -২৫ ডি - প্ারা- ১৮ 


আহ. আজ - জজ ডি জাজ আআ জজ টম স্ডি- জে - জজ আআ... - 
ছে জজ ০. জি ছি স্ 


৮৮১ ৮1৫ 
Sw DG 
২ ৰ 


ym ashe ns র/ল 98 5 জ 


৯১০৪৫ টি 


ই 


পতি ৩ 


5 22 ৪ 
21৩৬৮. 4৩৬১ 


তার বলবেঃ “পবিভ্র-মহান আপনার সত্তা! আপনাকে ছাড়া অপর কাউকেও নিজেদের ‘মাওলা’ বানাব, 
আমাদের তো সেই সাধ্যও ছিল না। কিন্তু আপনি তাদেরকে ও তাদের বাপ-দাদাদেরকে জীবন-যাপনের 
সামগ্রী বিপুল পরিমাণে দিয়েছেন; ফলে এরা প্রকৃত সবক ভুলে গিয়েছে ও ভাগ্যাহত হয়ে পড়েছে। 
(তোমাদের মাবুদরা সেদিন) এমনিভাবেই তোমাদের সেসব কথাকে মিথ্যা প্রমাণ করবে যা আজ তোমরা 
বলছ২। তখন তোমরা না নিজেদের ভাগ্যাহত অবস্থা ফিরাতে পারবে, না কোথাও হতে তোমরা সাহায্য 
পেতে পারবে । আর তোমাদের মধ্যে যে লোকই হবে অত্যাচারী-যুলুমকারী তাকেই আমরা কঠিন 
আযাবের স্বাদ গ্রহণ করাব। | 


হজ তত জজ তা প্রা লে n,n nna. am, 2521 পদ হজ জর আত তাজ aE A als হিরন হজ রি পর) তত জে রা রা জজ আতা জং ভা জং হা, জং ey 


বিষয়-বস্তু দ্বারা স্বতঃই প্রকাশ পাচ্ছে যে এই আয়াতে মা'বুদ -উপাস্য বলতে মূর্তি অথবা চাঁদ, সুর্য 
প্রভৃতিকে বোঝাচ্ছে না, বরং ফেরেশতা ও.সৎ পূণ্যবান মানুষদের বোঝানো হয়েছে যাদেরকে দুনিয়ার 
উপাস্য বানিয়ে নেওয়া হয়েছে। 


শি চে ছে EHEC 


২৭ 


সূরা আল- ফোরকান I ক পারা- ১৯ 


< ২১) ৮৬৪ 
ঘা চল্াফিরা করত ॥ আহার করত অবশ্যই 
পা রন 
৬০ 
_ আর 


তোমাদের একে আমর। করেছি হাট" বাজারগুলোর 


রর 22 Ed 


> 3 PAPAL 


SiS GE ০১৯৫ 3 জে 


মধ্যে তারা অহংকার করেছে 


আজ এআ) nan nae. তে রাজ আরা? জজ ভা ভা, n,n 2 তি, তত: ০. ৬7 ১ n,n. ae) 8 enn a ml 


রর ৫ REY 
রর 


+ tt | 
হে নবী! তোমার পূর্বে আমরা যে সকল রসূলই পাঠিয়েছি, তারাও সকলে খাবার খেত এবং হাট বাজারে 
চলাফেরাকারী লোকই ছিল। আসলে আমরা তোমাদের পরস্পরকে পরস্পরের জন্য পরীক্ষার কারণ ও 
মাধ্যম বানিয়ে দিয়েছি৩। তোমরা কি সবর অবলম্বন করবে৪? .. , তোমাদের রব তো সব কিছুই দেখতে 
 পান। | 


st, আও Bs আহ Ws, new, ns আপ ভরা, Hee 


যে সব লোক আমাদের সামনে হাজির হওয়ারআশংকাবোধ করে না, তারা বলে. ফেরেশতা আমাদের 
নিকট পাঠানো হবে না কেন? না হয় আমরা আমাদের রবকে দেখব। এই লোকেরা বড় দান্তিকতা নিয়ে 
বসেছে নিজেদের মনের মধ্যে, আর তারা বিদ্রোহ ও অবাধ্যতার সীমা লংঘন করে গেছে। 


৩। অর্থাৎ রসূল ও ঈমানদারদের জন্য সত্য অমান্যকারীরা পরীক্ষাস্বরূপ এবং অমান্যকারীদের জন্য রসূল ও 
মু'মিনরা পরীক্ষাস্বরূপ। 
অর্থাৎ এই মোসলেহাত বুঝে নেওয়ার পর এখন কি তোমাদের ধৈর্য বোধ এসে গিয়েছে যে, এই 
পরীক্ষামূলক অবস্থা সেই শুভ উদ্দেশ্যের জন্য একান্ত জরুরী যে উদ্দেশ্যে তোমরা কাজ করছো। এখন কি 
ইসির ১৬ 


eGR Ons ste Ss or 
তে NT TTT TET ৯ 


22 / 54 5% 
LE ৩৮৮১ 


কোন আড়াল * 


তারা বলবে 
পি 
18৫৫ 4 . | ন্ট 
2৩2 ১০৮ 8 বি 
UE তা আমরা অতঃপর কোর কাজ | 
"পরিণত করব 


৫০৫5৩. ও ৫৩ 


১০১ 22) 


অবতরণ 
(ক্রমাগত ভাবে) 


হবে 
টি Lad Ay ০ Ee &/ /2 


লি ES ELE 


যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে সেদিন দু্কৃতিকারীদের জন্য কোন সুসংবাদের দিন হবে না। তারা 
‘আল্লাহর আশ্রয়!’ বলে চিৎকার করে উঠবে। 

আর যা কিছু তাদের কৃতকর্ম তাদের রয়েছে তা নিয়ে আমরা ধুলিকণার মত উড়িয়ে দেব। 

শুধু তারাই- যারা জান্নাতের অধিকারী- সেদিন কল্যাণময় স্থানে অবস্থান করবে, আর দুপুরের সময় 
কাটাবার জন্য তারা উত্তম স্থান লাভ করবে। 

আকাশ-মন্ডল দীর্ণ করে এক মেঘপিন্ড সেদিন আত্মপ্রকাশ করবে, আর ক্রমাগতভাবে ফ্রেরেশতা নাযিল 
করা হবে। 

সেদিন প্রকৃত বাদশাহী কেবল রহমানেরই হবে, আর তা অমান্যকারীদের জন্য বড়ই কঠিন দিন হবে। 
rire এর শীঁব্দিক অর্থ দুর্ভেদ্য আড়াল । আরবরা বড় ধরনের কোন বিপদ দেখলে এই 
শব্দদবয় ব্যবহার করে মানুষের আশ্রয় প্রার্থনা করত। কিয়ামতের দিন অপরাধীরা শাস্তির ফেরেশতাদের 
আসতে দেখে এ ধরণের শব্দ ব্যবহার করবে। 


ZZ তা 


৫৯৫৯০ 


পথ 


৬০ EHS os IESE ০ 


নি ০০০০৮ নিশ্চয়ই বদ্ধুন্ধপে ERIS গ্রহণ করতাম 


৬৬০১ ও না ১১ 56 ৮0 G7 5) ৩৩৫ নর 


মানুষের 
হল আর আমার (নিকট) যখন এরপরও 
এসেছিল 


0৮ 9 6৬ 4 ১ ৪৫৯3৬ 


বলবে এবং 


৫ & (৩2. ৬১৬ দুর SL ৩ 


আমর! করেছি . এভাবে 


৩$% 851 ৩ ৩৩ 


পথ প্রদর্শক তোমার রগ যথেষ্ট এব 


A 


,  যালেম লোকেরা নিজেদের হাত কামড়াবে ও বলবে “হায়, আমি যদি রসূলের সংগ গ্রহণ করতাম! " 

, হায় আমার দুর্ভাগ্য! অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধুর্ূপে গ্রহণ না করতাম! ন্‌ 
তার প্ররোচনায় পড়ে আমি সেই 'নসীহত' মেনে নেইনি যা আমার নিকট এসেছিল। মানুষের জন্যে | 
শয়তান বড়ই প্রতারক হ 

, আর রসূল বলবে “হে আমার রব! আমার জাতির লোকেরা এই কুরআনকে উপহাসের বস্তু বানিয়ে 
নিয়েছিল।” 
হে নবী! আমরা তো এমনিভাবে দুষ্কৃতিকারীদেরকে প্রত্যেক নবীর দুশমন বানিয়ে দিয়েছি। আর তোমার 
জন্য তোমার রবই পথ-প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে যথেষ্ট । 


702 


CS hGH HG PCL 3 


Dat PC lb SC 


(৪০০০ 


সিএ 


BABA IDB 


নাস 


HC) 


(০৫ 


হস 


Sc CSG) 


৮০ 


[গগন 


চাপ 


মারের ৫৫ 233 


উনি bt কেন ৮ রর 


অতি উত্তম ও সঠিক ভাবে তোমাকে আমরা ব্যতীত , কোন 


| | > 222 রও পু 32 
0) 1৯8৮১ &5 ০১৫৪০ 
. দিকে তাদের মুখমভলের উপর একত্রিত করা হবে" 

(তর করে) 


৩৫2 5 ৪৯:১০ রে de এপ 


নিশ্চয়ই এবং পর্থ ie ভাবে .ও 


১ তি 
২৩১১০ 501 492 


হারনকে তার ভাই তার সাথে 


js (sy oly, ms Om BC. MCs ots ols HOH. mas Ss Hus al BEDE 
+ 5 


অমান্যকারীর! বলেঃ “এই ব্যক্তির উপর সমস্ত কুরআন একই সময় নাযিল করা হল না কেন?” - হ্যা ২ 


এরূপ করা হয়েছে এজন্য যে, আমরা তা খুব ভালোভাবে তোমার মন-মগজে বদ্ধমূল করছিলাম, সরি 
উদ্দেশ্যেই) আমরা তা এক বিশেষ ধারায় আলাদা আলাদা অংশে সজ্জিত করেছি। 

আর (এতে এই কল্যাণের 87১3 ৯ রি নজ 
(বা আশ্চর্যজনক প্রশ্ন) নিয়ে এসেছে, তার জওয়াব সংগে সংগে আমরা তোমাকে জানিয়ে দিয়েছি এবং 
অতি উত্তমভাবে মূল কথাকে ব্যক্ত করে দিয়েছি।” 

যারা উল্টোভাবে জাহান্নামে নিক্ষিপ্ত হবে তাদের অবস্থান খুবই খারাব এবং তাদের পথ চূড়ান্তভাবে ভ্রান্ত। 

তি 
2558 এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী হিসাবে নিযুক্ত করে 
|| 


এখানে কিতাব বলতে সম্ভবতঃ সে কিতাব বুঝাচ্ছে না মিশর থেকে বহির্গত হওয়ার পর হযরত মূসাকে' 


171 দেয়া টি HALT Yh iy Mago) তত 


eens 


লুল (বাকী অংশ অপর পাতায়) রে 


a Mle আর. 8৮০ এজ... এ 


/ পর, ও হজ তে হত জারা আজ 


s ০) | 
টি 


টু 


ও 


32 32 A 


৬৩৮ » ১51 


আমর! প্রতুত আর নিদর্শন লোকদের জন্যে 


ডুবিয়ে দিয়েছি 


রা ৪৮ Ue 


আন (ধা করেছি) মর্মন্ত্দ শাস্তি 


2 PES 2 বর্ম 
oS ৬১ ০23 05 
এঁদের একাকি ০৫ 


ক) 


আর তাদেরকে বলেছি যে, তোমরা দু'জন যাও সে জাতির লোকজনের নিকট যারা আমার আয়াতসমূহকে 
মিথ্যা মনে করেছে। শেষ পর্যস্ত আমরা সেই লোকদেরকে ধ্বংস করে দিয়েছি। 

নূহের জাতির লোকজনের এই অবস্থাই দেখা দিল যখন তারা নবী-রসুলদেরকে অমান্য করল, আমরা 
তাদেরকে ডুবিয়ে দিলাম এবং দুনিয়ার লোকজনের জন্য এক উপদেশ সামগ্রী বানিয়ে দিলাম। এই 
যালেমদের জন্য মর্মস্তুদ আযাব আমাদের নিকট প্রস্তুত রয়েছে। 

অনুরূপভাবে “আদ, সামুদ ও রস' বাসী৬' এবং মাঝখানের শতান্দীর বহুসংখ্যক লোককে ধ্বংস 
দেওয়া হয়েছে) 


চদার UE TNE জারা নিজ 
ভাষণগুলিও অন্তর্ভুক্ত আছে যা আল্লাহতা'আলার নির্দেশে হযরত মুসা (আঃ) ফেরাউনের দরবারে 
দিয়েছিলেন। আর সেই হেদায়াতও এর অন্তর্ভুক্ত যা ফেরাউনের বিরুদ্ধে চেষ্টা-সংখ্রামে তাকে ক্রমাগত | 
দেয়া হয়েছিল। কুরআনে স্থানে স্থানে এগুলির উল্লেখ আছে। কিন্তু খুব সম্ভব এ জিনিসগুলি তৌরাতে [ই 
শামিল করা হয়নি। তৌরাতের সূচনা সেই দশ নির্দেশ থেকে হয়েছে যা বহির্গমনের পর সিনাই পর্বতে | 
পরস্তর-খোদিত লিপিরূপে তাকে দেয়া হয়েছিল। 

“রসূ” আরবী ভাষায় পুরাতন অথবা মজে যাওয়া কূপকে বলা হয় ‘রসবাসী’ হচ্ছে সেই সম্প্রদায় যারা 
নিজেদের নবীকে কৃপে নিক্ষেপ করে অথবা ল'্টকে দিয়ে হত্যা করেছিল। 


আহ. আই. "উর - টা... সা. ০» সউ« ই ক ০২ উই... Mm 
ৰ ৪৩ 5 a ত i j ৯, নু a উহ ক Bese ভু 520 সেম মহত হত SEER তির ০. 298 aE RY 7 


2.8.1 .a.5_.s.w.5.2-0-0.0.u 
Ey 


SUA nn mM Ei Ean nl EERE A EFA n EAE REE AEA LAER hEA Sng us ani sans bt 
পারা 22 324 ও ৫ ৩) 47 wad নে 
8 8 601235 635 3% 550৬৭] Se ৫৫ 2 
রী নিশ্চয়ই এবং ংস প্রত্যেকবে হ্‌ তার আমরা ya এবং | 
ত . শি চি 7১ NE দিয়েছি (জাতিকে। i 
a CE ELLA ৯৯৮৭ dd CLALA 2 
££ Fd ৮5০6 নি চে ৷ 
4:১2 (951 ১০৮১) 924 AY (GUESS 95) (35 7৮1 সম 
EE OC টি নিকৃষ্ট রকমের বৃষ্টি বৃষ্টি বর্ধিত হয়েছিল যার ভিত উপর তারা আসা | 
(উপর) জনপদের hie: যাওয়া করে| 
ip প ১০ ঠা 1৮৫5 পার্ট 2০ ৩র্ত 2 ন 5 
ESE ৩. 92 19 Ho) ৯ OTL 5S) 5 8 ন 
te তোমাকে তর এহণ খা তোমাকে ভার যখন এবং পুনক্ুথানের আশংকা করে না ভারা হল বরং র্‌ 
চা ছি দেখে (এমন যে) ৯ 
By) হরির 2927 24 পণ 5 *% 22১0 22 ০৮৮ ৫ নী 
টা ১৫ ৩) তিশা dll Soy ৬] 1৩৩০1 ৮১১১) IN 
পর উপক্রন হয়েছিন রাসূলরাপে আল্লাহু পাঠিয়েছেন যাকে (তারা বলে) বিএ্ুপের এ ব্যতীত | 
র্‌ এই কি  পাত্রনূপে যে | 
র্‌ 3 হির্ ৮৫ হার্ট ৮১ ত্ট 2: পর্ণ পট পে | ১৮ টু নিন টন 
| তল এ ৮৪৩ [6 ১.৯ ৩) চি ৩০০৪ লং 
Se শীঘই আর. তাদের উপর আমরা দু থাকতান না যদি আমাদের দেবতা হাতে আমাদেরকে দূরে 4. 
FE: গু সরিয়েই দিত ন 
পন LZ Bt 323/ শ্রাবন পর্ণ ১ পাতা পর এপ পা টী 
না ৬৯ w ৬ চি এজ. 
(0১:১৭ ৪6৬ তাত ৩০৯ ৩১৩ রঃ 
2 পথ চূড়ান্তরূপে ত্রষ্ট কে শান্তি তারা দেখবে এ 
F- হয়েছে 8৪০ রহ 
রা ৩৯. তন্মধ্যে প্রত্যেকেই আমরা (পূর্বে ধ্বংসপ্রাপ্ত লোকদের) দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছি. আর শেষ পযন্ত চূড়ান্ত 
দু ভাবে ধ্বংস করেছি। 
| ৪০. সেই জনপদে তারা উপস্থিত হয়েছে যার উপর নিকৃষ্ট রকমের বৃষ্টি বর্ষিত হয়েছিল ৭। এরা কি তার অবস্থা 
ন) দেখেনি? কিন্তু আসলে এরা মৃত্যুর পরবর্তী জীবনের কোন আশাই পোষণ করত না। 
রন] ৪১. এই লোকেরা যখন তোমাকে দেখে তখন তোমাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ ও তামাশা ছাড়া আর কিছু করে 
রী না। (তারা বলে ) “এই ব্যক্তিকেই কি আল্লাহ তীর রসূল বানিয়ে পাঠিয়েছেন? 


৪২. এ লোকটি তো আমাদেরকে ‘গোমরাহ’ করে আমাদের উপাস্য দেবতা ও মাবুদ হতে বিপরীতমূখীই 
বানিয়ে দিত যদি আমরা তাদের প্রতি ভক্তির উপর দৃঢ় প্রতিষ্ঠিত হয়ে না থাকতাম ।” ঠিক আছে, সে 
৪) সময় দূরে নয় যখন আযাব দেখে তারা নিজেরা জেনে নিবে যে, কারা গোমরাহীতে পড়ে অনেক দূরে 
সরে গিয়েছিল। 


৭1. লূত (আঃ) এর কওমের বস্তি নিকৃষ্ট রকমের বৃষ্টি অর্থাৎ প্রস্তর বৃষ্টি 


নত 2. দশ ও) 7) জা আজ) প্র আত আত ভা ও) জং আআ জাত হা জা তা 2) হা জং ease 


TENTS 


সই সই ই আজ. জজ টং জজ উহ উর উস. এআ উহ উজ ক উজ ১. হা উজ ০ জা জা ৫ ছি উজ ১ "০১৪. ৪: ১. জনি. CUR. 
টু চি ni. 2 ads ই শত RL উড ৯৩৬০ 5৬৩৩ ৩৪:০২5জ ডা 85 ৩৪জ ESSERE ডি El ডি steel ENED ই 


BAS (Ed ৮1 ee য়ে ত ৩ পপি রি 
যেতে রা ৮৫১১০ ১251 ৬৩০ ( ০4১1 
তার উপর হয়েছে তুমি তবে কি = ইলাহরূপে গ্রহণ করেছে হে ; 


১৮2৫ 4 পন 22/2 CALS এ ৮ ০ ৮৫৮ 
৮০25 5 (০5৮৮০ ৫ 6 উঠি Al PSUS 
বুঝতে পারে অথবা শুনতে পায় তাদের অধিকাংশ যে মনে কর তুমি অথবা কি. কর্মবিধায়ক |. 

Ho ১৮ ০০৮ ek 05 NE এ) ৪ ৩) রঃ 


তুমি(ভেবে)দেখ নাই কি, পর্থ ৮ ডি it চুপ পণ যেমন এব্যতীত তারা 
পু হয়েছে 


হল ৰণৰ AE 5 S05 ৫ এ BY BS ()) 


: ep তিনি: যদি 
স্থির রঃ Ee এবং | চি মিতার কেমনে ডোমার রবের প্রতি 


424 412% ৫5 গে ১৮৮ 
ED) eS E393 গত ০৪ ৫2 ৪ 
আমাদের দিকে ৬ রে তার উপর সূর্যকে আমর! করেছি এরপর 
22 9 42% 

© (৩ 

ধীর ভাবে গুটিয়ে 


Ad EX) 


৪৩. তুমি কি কখনো সেই লোকের অবস্থা চিন্তা করেছ যে নিজের মনের বাসনা-লালসাকে আপন ইলাহ 
বানিয়ে নিয়েছে? এরূপ ব্যক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনার দায়িত্ব তুমি নিতে পার কি? | 
88. তুমি কি মনে কর, এদের অধিকাংশ লোকই শুনতে পায় ও বুঝতে পারে? আসলে এরা তো জন্তু- 
জানোয়ারের মত, বরং তাদের হতেও অধিকতর পথভ্রষ্ট । | 

ক] রুকুঃ ৫ 

(8৫. তুমি কি দেখনি, CIEE EE হা COE TE SEE 
রঃ দিতে পারতেন । আমরা সূর্যকে তার উপর দলীল বানিয়ে দিয়েছিল! 

৪৬. (সূর্য যেভাবে উপরে উঠতে থাকে) আমরা এই ছায়াকে ধীরে ধীরে ও ক্রমাগত ভাবে নিজের দিকে গুটিয়ে 


নিয়ে যাই৯। 


| ৮। ‘দলীল’ মাল্লাদের পরিভাষায় সেই ব্যক্তিকে বলা হয় যে নৌকার রাস্তা দেখায়। ছায়াকে সূর্যের 'দলীল' | 
র্‌ বানানো অর্থ ছায়ার প্রসারিত ও সংকুচিত হওয়া নির্ভর করে সূর্যের(উখান-পতন ও উদয়-অন্তের) ওপর। | 
রি! ৯। নিজের দিকে গুটিয়ে লওয়ার অর্থাৎ অদৃশ্য করে দেয়া, কেননা প্রত্যেক জিনিস যা অস্তিত্বহীন হয় 
51 | তা আল্লাহর দিকে ফিরে যায় । প্রত্যেক জিনিস তার দিক থেকে আসে এবং তারই দিকে ফিরে যায়৷ 


সূরা আল- ফোরকান -২৫ ২১৭ পারা- ১৯. 


এ 852 oi 98) ৫৩৪ 51 
র্‌ 


৬৫ 6৫ 4% & 


মৃত ভূখন্ডকে তাহারা সরি টু 


? ১ ৩ টা $ AC 


কা 5, বানের 


তাআনরা Was নিণ্চয়ই 
পেশ করি 


০ ও) 0৮ 44 6৬ HANS 7১৫৫ 


(আর) লোক অধিকাংশ কিন্তু তারা শিক্ষা নেয় যেন দে 
প্রকাশ করে কেবল ১ 


. তিনি আল্লাহই, যিনি রাতকে তোমাদের জন্য পোশাক, ন্দ্ৰাকে মৃত্যুসম বিশ্রাম এবং দিনকে জীবন্ত হয়ে 
উঠার সময় বানিয়ে দিয়েছেন। ৃ 
এবং তিনিই স্বীয় রহমতের আগে আগে বাতাসউা সুসংবাদ করে পাঠিয়ে থাকেন। পরে আসমান হতে 
পরিচ্ছন্ন-পবিভ্র পানি নাযিল করেন। 

.. যেন একটি মৃত অঞ্চলকে উহার সাহায্যে জীবন দান করেন এবং স্বীয় সৃষ্টিলোকের বহু জন্ু-জানোয়ার ও 
মানুষকে সিক্ত-পরিতৃপ্ত করে দেন? ৃ্‌ 
এই কীর্তিকে আমরা বার বার তাদের সম্মুখে পেশ করি, যেন তারা কিছু শিক্ষা গ্রহণ করে। কিন্তু 
অধিকাংশ লোক কুফর ও নাশুকরী ছাড়া অপর কোন আচরণ গ্রহণ করতে অস্বীকার করে বসে। 


09 = ৮ কলে 


 কাফেরদেরকে তুনি সুতরাং ২ 2০৮ 
মেনো না 


2/372 £2 CAA 2A 2 চর রত 
i রর GH £ টি 1১৫৯ ?2 ৩৩5 ই 
দুই সনুদ্বকে বালয়েপ্রবায়িত নি তি ভি জেহাদ এরি দের জেহাদ এবং 


শি কর 


৩০ 5 আর্তি rs. 164৯5 9 ৬০ 1৩৩ 


ওটা এবং সুপেয় এটা 


Gy & 2০৪ 5 
- যিনি. তিনিই 


আমরা যদি চাইতাম, তবে এক একটি জনপদে এক একজন ভয় প্রদর্শক দাড় করে দিতাম১০। 
অতএব হে নবী, কাফের লোকদের কথা কম্থিন কালেও মেনো না, আর এই কুরআনকে নিয়ে তাদের সাথে 
বড় জেহাদ কর। 
ৃ আর তিনিই দুই সমুদ্রকে মিলিত করে রেখেছেন, তাদের একটি মিষ্ট সুস্বাদু, আর অপরটি তিক্ত লবনাক্ত। 
' আর দুটির মাঝখানে একটি যবনিকা বিদ্যমান, একটি প্রতিবন্ধকতা এই দুটিকে পরষ্পর সংমিশ্রিত হতে 
বাধা দান করছে১১। ূ 
এবং তিনিই পানি হতে একজন মানুষ সৃষ্টি করেছেন। পরে তার হতে বংশগত ও বৈবাহিক সম্পর্ক গত 
দুটি স্বতন্ত্র আত্মীয়তার ধারা শুরু করেছেন। তোমার আল্লাহ বড়ই শক্তিশালী । 


১০। অর্থাৎ এরূপ করা আমার ক্ষমতার বহির্ভূত ছিল লা । আমি যদি চাইতাম তবে স্থানে স্থানে নবী পয়দা 
করতে পারতাম। কিন্তু আমি এরূপ করি নাই। বরং সারা দুনিয়ার জন্য একজন মাত্র নবী উথ্থিত করেছি | 
যেমন একটি সূর্য সারা পৃথিবীর জন্য যথেষ্ট সেরূপভাবে হেদায়াতের এক সূর্য সমস্ত জগৎ্বাসীয় জন্য | 
যথেষ্ট। 
যেখানে কোন বড় নদী সমুদ্রে এসে পড়ে এরূপ প্রত্যেক স্থানে এ অবস্থা দেখা যায়। এ ছাড়া সমুদ্রের 
মধ্যেও বিভিন্ন জায়গায় মিঠা পানির উৎস দেখা যায় যা সমুদ্রের নিতান্ত কটুপানির মধ্যেও নিজের | 
মিঠা স্বাদ বজায় রাখে। দৃষ্টান্ত স্বরূপ-বাহরাইন ও অন্যান্য জায়গায় পারস্য উপসাগরের তলদেশ থেকে | 
ত যত সং যয রক মি পল ক 


573 Hanna ttn SSSR ই তি উদ উজ a Es = ইহ = জিত হন নি ধু রাহ নী হি 


হি উপ মেতে দেহ LEB RE aE EE nn c.n.an nn u.n "| 
278 LA ak nas iis 


ডী এ 223942 পার 3223937 


EAP SS al 22 08 9১৩৩ ; 5 


না আর Ee রা নারি আল্লাহর “পরিবর্তে তারা ইবাদত করে ও 
কিছুর)যা 


সস | 


32323292325 


করতে পারে 


5) রিড ৩5510 4 33০56) 


তোমাকে আমরা না এবং 


BBD BADD, 


CC Sa) 


Gb 


ATS 


টু 
নু 


সস 
Gd 


কোন এর জন্যে তোমাদের(নিকট) নী. কং 
না বল রা 


শর 
গস 


৫ 
শে 
এ 


বি 5 রি তা 
A 
(০ (45 ৬৫ তি eS 4 (1, ৪ ৪৫ 1 
লী উপর ভরসা কর এবং তার ভবের দিকে সে নয়ণ রি 
৩৬৮১ পাঠ ১ঠত তা 
টা (2 ১৮০০০ 7৩৮১১ ০০ 0 
| ৮ তারবান্দাদের মি এব্যাপারে যথেষ্ট রর তসযীহ ও মরবেন 


4) 


Gy 
‘DB 


Ce) 


টড 


৮৫৮০০ 
এ 


টি, 
টি 


BAD উড, 
Da Da Da Ba Da 
BP BB 


না 


১৫০ 


CS SR Se SoCo BC 
Ol Oe Oe) 


৬৫ 


এই আল্লাহকে ত্যাগ করে লোকেরা এমন সব জিনিসের পুঁজা করে যা তাদের না কোন কল্যাণ করতে 
পারে, না পারে অকল্যাণ করতে । উপরস্তু কাফের লোক তাদের আল্লাহর বিরুদ্ধে প্রত্যেক বিদ্রোহীর 
সাহায্যকারী হয়ে রয়েছে। 

হে নবী! তোমাকে তো আমরা শুধু একজন সুসংবাদদাতা ও ভয় প্রদর্শক বানিয়ে পাঠিয়েছি১২। 
তাদেরকে বল “আমি এই কাজে তোমাদের নিকট কোনরূপ পারিশ্রমিক বা মজুরী চাই না। আমার 
পারিশ্রমিক তো শুধু এই যে, যার ইচ্ছা হবে সে যেন তার রবের পথ অবলম্বন করে।” 

হে নবী! সেই রবের উপর ভরসা রাখ, যিনি চিরঞ্জীব, কখনই মরবেন না। তার হামদ সহকারে তীর . 
তসবীহ, কর। তার বান্দাদের গুনাহ * টর17588/707887877115/ 


fp Tp ক চিত নি 
699 


চট, 
০৬: 


I, 
সূ 


Se) 


(DB, 
Da’ 
oe) 
Re RL 


CS SG 
ক, (৬ 
a 


চন 


৮৮৪ 


১2৯১১১১১৯১ 
একর 


মি 


তি 
BaD 
Cy 


ক 
এটি 


১২। অর্থাৎ তোমার কাজ না কোন ঈমান আনয়নকরীকে পুরষ্কার দেয়া আর না কোন অমান্যকারীকে শান্তি 
দেয়া। ঈমানের দিকে কাউকে বাধ্য করে আনা ও অমান্য করা থেকে কাউকে যবরদস্তি বিরত রাখার 
কাজে তোমাকে নিযুক্ত করা হয়নি। তোমার দায়িত্ব এর থেকে বেশী কিছু নয় - যে সঠিক পথ গ্রহণ করে 
তাকে সুপরিণাম সম্পর্কে সুসংবাদ দেয়া এবং যে নিজের অসৎ পন্থায় রত থাকে তাকে আল্লাহর 
পাকড়াওয়ের ভয় প্রদর্শন করা । 


টে 


On SC aC mC. 


এগ 
f] 


চি 
RAR SESE aSES চি SABRES ES eee ০ 4 অন্ত ইউ রাই LS i 


সূরা ৪৪ 8৩ -২৫. এ পারা” ১৯ 


eH, জে প্র, জা ক, হজ 


(200 সি 


তি হর ১9 2 > ৬: ৫) উর টু ৮৩ ) 
মধ্যে যা এবং 
টা 


2 


2127 
০৬৯৩ ৩৯০ ই 
তাঁর সুতরাং অশেষ দয়াবান 
সম্পর্কে জিডেস কর 


Ad Ar 20 | 5 
৩১1৪ ১১৪১ BIE 2% 6195 OE 


পু কে আবার তারা দয়াময়কে দর তাদেরকে বলা হয় যখন এবং (তাদের হতে) 
) যারা অবহিত 


22 ৫৮51৫ EME MELA #12 
তাদের বৃদ্ধি আর আমাদের তুমি (তাকে) আমরা কি (সেই) 
৮ fol 
ty 


» ৫ ৮2 


চর 


৫৯. যিনি ছয় দিলে যমীন ও আকাশমন্ডলকে এবং সেই সব জিনিস, যা এ দুটির মধ্যে রয়েছে, বানিয়ে 
দিয়েছেন? পরে তিনি নিজেই 'আরশ-এর উপর আসীন হলেন। তিনি মহান দয়াবান, তীর বিরাট মর্যাদা 
সম্পর্কে যারা যারা জানে তাদের নিকটই জিজ্ঞাসা কর। 

৬০. এই লোকদেরকে যখন বলা হয় যে, এই “রহমান*কে সিজদা কর, তখন তারা বলে “রহমান আবার কে? 
তুমি যাকে বলবে, কেবল তাকেই কি আমরা সিজদা করে বেড়াব?” এই আহবান তাদের ঘৃণা ও বিরক্তি- 
ভাব আরো বৃদ্ধি করে দেয়। (সিজদা) 

রুকু ৪ ৬. ূ 

৬১. বড়ই বরকতওয়ালা মহান সেই সত্ত্বা, যিনি আকাশমন্ডলে বুরুজসমূহ স্থাপন করেছেন এবং তাতে একটি 
প্রদীপ ও একটি আলোক মন্ডিত চাদ উজ্বল করেছেন। 


2৫ 
ইহ উউইউইক উনি লিলি ইইউ উন 

ইনিলসিললর HCE জা তত 
lle EEE REE MERE RON RUBEN ৪৮৮৮-৮5-৮৮ 


ও ৪8 91 ্ 2 ৩1 91 ডি 


দিয়াময়ের বানা চায় (এসব নির্দশন) 
| | তার জন্যে যে 

A 32 23/7 3.0 

(তারাই) 


নিন 


ORS 0234 2 904 36 
তাদের রবের  ' রাত কাটায় এবং বে তারা বলে 
টা 2 পেত টি le 
ডি ১০০ 9 8 ১০৬১০) ১ eG £ 0. 
আমাদের  বিদুরিত হে আমাদের 

কব 
| ৫ হট ৮৫:৫৫ 
৩০7০ ভর) ৪৩৮ 
কৃত নিকৃষ্ট তা নয়ই প্রাণাত্তকর 
68৫22 24 


বি 


তিনিই রাত ও দিনকে-পরষ্পরের স্থলাভিষিক্ত বানিয়েছেন এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে জ্ঞান লাভ করতে | 
চায় কিংবা শোকর আদায়কারী হতে চায়। 
, ব্ুহমানের (আসল) বান্দাহ তারা যারা যমীনের বুকে ন্ম্রতার সাথে চলাফেরা করে৯৩, আর জাহেল 
লোকেরা. তাদের সাথে কথা বলতে আসলে বলে দেয় যে, তোমাদের সালাম; 
{ যারা নিজেদের রব-এর সন্ুখে সিজদা করে ও দাড়িয়ে থেকে রাত অতিবাহিত করে; 
যারা দো'আ করে এই বলে “ হে আমাদের রব, আহারামের আমাৰ হতে আমাদেরকে নীচ)৩। তার 
আযাব তো বড়ই প্রাণাস্তকর ভাবে লেগে থাকে। 


অর্থাৎ অহংকারে স্ষীত হয়ে উদ্ধত্য তরে তারা চনে না। অত্যাচারী ও বিপর্য়কারীদের ন্যায় নিজেদের 
চাল-চলন,ঘারা শক্তির বাহাদুরী দেখানোর চেষ্টা তারা করে না; বরং তাদের চলন এক শরীফ (সন্ত্রধ-বোধ 
০ SOs Bl Bid Bat 


ত 2 সি নি 
2 নি 
কি 


Se 


5 Su Sat So Ce SC Sac SCG) 
রি 


নি 42১ প্র জা: জল পিক প্র আজ 8 ভাজ সড-৬ ১2 ৬ ০৬৮০৬ জজ ১৯ ছু. হ-হ ১ জ এজ 
॥ এ টি পলি বন un এ ১১১২১৪১১১২১ 


J 


a, 


লেবেল; জু তিনি বড়ই কমান দ 


1: 


. অপব্যয় করে না খরচ কর 


তে ৩১১ 


ও ৪) 2) 2 


® 


2. ৰ 


Ex 


&" 5) SUG 4 5 


তবে হীন অবস্থায় ভার মর 


bf 

) 1 

৫ 

) 

| 

ষ্ঠ 

তি 
55 2) ৬৮:৫1 ৭৫৫ হর 
১০ 2) 6৬৯ FONE: 
/ ৯ Ke তে ৰ 
বদলিয়ে তখন _ | 

দেবেন 27 
© ২2 ১22 8 

মেহেরবান ক্ষমাশীল রর 
না 


যারা খরচ করলে -না বেহদা স্বরচ করে, না কায করে; বরং দুই সীমার মাঝখানে মধ্যম নীতির উপর 
দাড়িয়ে থাকে; 

যারা আল্লাহ ছাড়া আর নিউ আল্লাহর হারাম করা কোন প্রাণকে অকারণে ধ্বংস করে 
না, না ব্যভিচারে লিপ্ত হয়- এই কাজ যারা করে তারা নিজেদের গুনাহের প্রতিফল পাবে; , 
কেয়ামতের দিন তাদেরকে পৌনঃপুনিক আযাৰ দেওয়া হবে, এবং তাতেই তারা লাঞ্ছনা সহকারে পড়ে 


থাকবে। 


এ হতে বাঁচবে. তারা যারা, (এসব গুনাহ করার পর) তওবা করে নিয়েছে এবং ঈমান এনে নেক্‌ আমল 
করতে শুরু. করেছে। এই লোকদের দোষ-ক্রটি ও অন্যায়কে. আল্লাহতা'আলা ভালো দিয়ে বদলিয়ে 


২৩০৩২ Anno Se ভু 


। সূরা আল- ফোরকান - ২৫ ' ২২৩ 
| ু - 22 LE জি n = 25 - 222 নিউটন Ean = A EAE ul 

ডি ১:77 

a i ০১৮ 


নেকীর কাজ করে 


LAL প্রঃ ভা) nn, 


১5216] 2 4629) 0১৩ টা (555 ০৬৬০ 90): 


অতিক্রম যখন এবং  বিথ্যার 758 যারা - এবং ৮ আল্লাহর দিকে 
কবরে 


০3৮ ১১ ৮ $5 15 25 5 ou | 1552 ১00 1 


তাপের রবের a . যখন ..তাদেরকে .-এবং ভদ্র ভাবে ভার অভিজ্ঞ কোন হীন 


2 22227 ্‌ং ৫ ৮৯৫৮৫ টি / io ” 
১৫228 Gi 5০৫৬০ 2 Ge 12 0 


খালে যারা, বং বাধির হয়ে ও তার উপর তারা He না 


Raa ede, জা ann. পে জা আও জং জজ) জা 


৫ ALLE ৮০৬৬ / রে দা Ba ৫ 

2 Eu ৬১, ০৪১১ ৪ 5১1 ৩৪. ৬৪. 

বং শীতলতা আমাদের ও আমাদের ্ত্রীদেরকে আমাদের টু ২ 
(অর্থাৎ শাস্তি) বংশধরদেরকে 


জজ) জজ, জা) জা, যান mn 


যে ব্যক্তি তওবা করে নেক আমলের নীতি গ্রহণ করে সে তো আল্লাহর দিকে ফিরে আসে যেমন ফিরে || : 


আসা উচিত; 
(আর রহমানের বান্দাহ তারা) যারা সিথ্যার সাক্ষী হয়না; আর, কোন অর্থহীন বিষয়ের নিকট দিয়ে 


অতিক্রম রুরতে হলে তারা শরীফ মানুষের মতই অতিক্রম করে। 
যাদেরকে তাদের রবের আয়াত শুনায়ে নসীহত করা হলে তারা ভার উপ্র অন্ধ ও বধির হয়ে পড়ে থাকে ' 


না, - 
বায়া দোজা করতে মাকে “হে আমাদের রব, আমাদের স্ত্রীদের ও আমাদের সন্তানদের দিয়ে আমাদের 


চোখসমূহের শীতলতা দাও এবং আমাদেরকে পরহেযগার লোকদের ইমাম বানাও১৪ I” 


শেন টু জং আজ আল) পু আআ nen 


se ne Be আজ নু 


১৪। অর্থাৎ আমরা যেন তাকওয়া ও আনুগত্যে সকলের অগ্রণী হই, ভাল ও পুণ্য কাজে সকলের আগে চলি, শুধু ' | 
মাত্র সৎ না হই বরং সৎ মানুষের নেতা ও চালক হই; এবং যেন আমাদের মাধ্যমে সারা দুনিয়ায় পূণ্য ও 
সততার প্রসার ঘটে । এখানে এ বিষয়ের উল্লেখ আসলে এই কথা জানানোর জন্য যে ঃ এরা হচ্ছে সেই সব 
লোক যারা ধন-দৌলত, শান-শওকত, ওহাশমত, দবদবায়, আড়ম্বর ও ঠাট-বাটে নয় বরং নেকী ও 
প্রহেযগারী , পুণ্য ও সংযম-সততায় একে অপরের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। 


TVET TV TET 
87 M.ED, mB, ১ আত EB, OB, ER, 


=) আব পপ পার্স পপ এ বাশি 
দহ হত 5২52৯5৮5555 ১ চি ক্ষ ২৯, ৮ লজ. 2.২ ১1 এ EB. ১. ৭2০8০8৭8১৭৩ তি ৯ 
৪৯৯৪ ৪১৪ ৪৪৪৩৯৩১৩০৩৯ ৪৯৯৩৯১৪৩৩৯৬ সসড৯ও এ SSBB এডলজ ০০১৩৪০০৩৮3৯ দিএ২০ ৪৩০২৮ ৩ SSO OEE EE তল ও ১৪১ 


হুর আল- ফোরকান -২৫ ২২৪ পারা- ১৯ 
টি ভিন আন E- n- A এত ৪১৪ রহ sls BR. -_ জজ. প্র বে ০ উজ শি উস সস ই ইস 
4222 2427 নি 


2১১৯) ৩১১৪ 


উচ্চতম মঞ্জিল প্রতিদান দেয়া 


এ» জজ জর - 


0 ০ পাঠপা al ও 90 


রা আমার রব রর না (হেনবী) 
করেন ৰল 
2 নাতি 
ভি eS ৬৯৮৯৯ ০ 
স্থায়ী অপরিহার্য J ফলে তোমরা অস্বীকার তোমাদের প্র 
(শান্তি) অতিশীঘ্বই করেছ (এখন) (হয় তার কাছে) 


এরাই হচ্ছে সেই লোক যারা নিজেদের সবর-এর প্রতিদানদ্বরূপ উচ্চতম মনযিল পাবে। সাদর সম্ভাষণ ও ... 
শুভ সম্বোধন সহকারে তাদের সন্বর্ধনা হবে। Mr. 
, তারা সব সময়ই সেখানে থাকবে। কতই না উত্তম সেই বিশ্রামস্থল, কতই না উত্তম সেই বাসস্থান। 
. হে নবী! লোকদেরকে বল “আমার রব তোমাদের একটুও পরোয়া করে না, তোমরা যদি তাকে না ' 
ডাক১৫? এখন তো. তোমরা অস্বীকার করছ। অতিশীঘ্র এমন শাস্তি পাবে যে, প্রাপ.বাচালোই কঠিন হবে।” : 


১৫ অর্থাৎ যদি তোমরা আল্লাহর কাছে প্রার্থনা না কর, ভর ইবাদত না কর, নিজের প্রয়োজনে সাহায্যের জন্য 
তাকে না ডাকো তবে জেনে রাখ আল্লাহর দৃষ্টিতে ডোমাদের এমন কোন গুরুত্ব নেই যে তিনি 
তোমাদেরকে একটা তুচ্ছ পালকের মতও গুরুত্ব দেবেন। নিছক সৃষ্টি হওয়ার দিক দিয়ে তোমাদের ও 
পাথরের মধ্যে কোন পার্থক্য নেই। তোমাদের জন্য আল্লাহড়া'আলার কিছু আটকে যায় না যে তোমরা যদি 
তীর বন্দেগী না কর, তবে তার কোন কাজে বাধা হবে। যে জিনিস তোমাদের প্রতি তার অনুহ- দৃষ্টি 
আকর্ষণ করে তা হচ্ছে তার কাছে তোমাদের হাত প্রসারিত করা, তাঁর কাছে তোমাদের ভিক্ষা ও প্রার্থনা 
করা। এ যদি না কর ভবে আবর্জনা-জঞ্জালের মত তোমাদেরকে নিক্ষেপ করা হবে। 


(২17 


বিসমিল্লাহির রাহমানির রাহীম 

বাংলা ভাষায় এ পর্যস্ত পবিত্র কোরআন মজীদের বেশ কয়েকটি সবল অনুবাদ ও তাফসীর প্রকাশিত হয়েছে। এসব 
অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা জানা অনেকাংশে সহজ হয়েছে। তবে যারা ধ্বীনি মাদ্রাসায় 
প্রাথমিক পর্যায়ে অধ্যয়ন করছেন অথবা ইংরেজী শিক্ষিত হওয়া সত্বেও দ্বীনের দা'য়ী হিসেবে আল্লাহর বান্দাদের মধ্যে দীনের 
দাওয়াত পৌছে দিচ্ছেন তাদের জন্য সরাসরি আরবী শব্দ বুঝে পবিত্র কোরআনের ভাবার্থ অনুধাবন করার মত তর্জমার অভাব 
রয়েছে। এ দিকে লক্ষ্য রেখে আজ হতে প্রায় ১৫ বছর পূর্বে পবিত্র কোরআনের শাব্দিক তর্জমার কাজ শুরু করি। প্রায় ১৪ 
বছরের মেহনতের পর মহান আল্লাহ তৌফিক দিয়েছেন এ কাজ সম্পূর্ন করার। 

এ কাজে সব থেকে বেশী সহায়তা পেয়েছি আমার কর্মজীবনের শ্রদ্ধেয় সহকর্মী যোহাদ্দেন ও মোফাস্সেরগণের 
যারা আল-আজহার, দামেস্ক, খার্তৃম, পবিত্র মক্কা ও মদীনা শরীফের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছেন। মহান আল্লাহ 
তাদেরকে যথাযোগ্য প্রতিফল দিন। যে সব তাফসীর ও তর্জমার সহযোগীতা নিয়েছি তার মধ্যে রয়েছেন মিশরের প্রখ্যাত 
তাফসীর, মা'আরেফুল কোরআন, তাফসীরে আশরাফী, শায়খুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান ও শায়খুল ইসলাম 
হযরত মাওলানা শাব্বির আহমাদ ওসমানীর তাফসীর ও তর্জমায়ে কুরআন । মূলতঃ পবিত্র কোরআনের শাব্দিক তর্জমা করার 
অনুপ্রেরণা পেয়েছি হযরত মাওলানা শাহ রফিউদ্দিন সাহেবের উর্দু শাব্দিক তর্জমা পড়ে । আমার এ তর্জমার মূল অবলম্বন 
তার এই বিখ্যাত শাব্দিক তর্জমা । এছাড়া মক্কা শরীফের উশ্মুল রা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ভূতপূর্ব অধ্যাপক ড: 
আব্দুল্লাহ আব্বাস নদভীর Vocabulary of the Holy Quran, মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহসীন খানের 
Interpretation of the meanings of the Noble Quran (এতে তাবারী, ইবনে কাসীর ও আল কুরতুবীর সার সংক্ষেপ 
রয়েছে) ও অধ্যাপক ইউসুফ আলীর The Quran. Translation and Commentry এ তর্জমার ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রন্থ 
হিসেবে কাজ করেছে। তবে শাব্দিক তর্জযা দ্বারা অনেক সময় পবিত্র কোরআনের আয়াতগুলোর মূল বক্তব্য অনুধাবন সম্ভব 
নয় । তাই শব্দার্থের সাথে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রঃ) এর তর্জমায়ে কুরআন হতে সূরার 
নামকরণ, শাণে নুজুল, বিষয়বস্তু, ভাবার্থ ও টিকা সংযোগ করেছি যাতে মর্মার্থ বুঝতে অসুবিধা না হয়। 

শব্দার্থ থেকে ভাবার্থ অনুধাবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন - (১) কোন কোন শব্দের এক 
জায়গায় এক অর্থ, অন্য জায়গায় অন্য অর্থ করা হয়েছে। স্থান ও প্রসঙ্গ ভেদে অর্থের এ বিভিন্নতা হতে পারে । অনেক সময় এ 
শব্দের আগে বা পরে কিছু সহকারী শব্দ আসার কারণেও এ পরিবর্তন আসতে পারে । (২) কোন কোন আরবী শব্দের নীচে 
আদৌ কোন বাংলা অর্থ নেই । অনেক সময় এ ধরনের শব্দ, বাক্য গঠনের পূর্বে ব্যবহার করা হয়, এর কোন পৃথক অর্থ থাকে 
না। পুরা বাক্যের উপরই এর অর্থ প্রকাশ পায় । (৩) যে সব ক্ষেত্রে দুইটি আরবী শব্দ মিলে একটা বাংলা শব্দ হয়েছে, 
সেখানে আরবী শব্দ দুটোর নীচে মাঝখানে বাংলা প্রতিশব্দটি নেট করা হয়েছে। (৪) কোন কোন শব্দের নীচে বা আগে-পরে 
বাংলা শব্দ দেওয়ার পর বন্ধনীর মধ্যে আরও কিছু শব্দ যোগ করা হয়েছে, যাতে অর্থটি আরও স্পষ্ট হয়ে যায়। (৫) পবিত্র 
কোরআনে আখিরাতের বিশেষ বিশেষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে অতীত কাল ব্যবহার করা হয়েছে - এগুলো এমন, যেন 
ঘটেই গিয়েছে । এতে আর কোন সন্দেহের অবকাশ নেই । এভাবে আবিরাতে, ভবিষ্যতে ঘটবে এমন কিছু কিছু বিষয়ে পবিত্র 
কোরআনে ক্রিয়ার অতীত কাল ব্যবহার হলেও তর্জমায় ভবিষ্যত কাল (অর্থাৎ এমন ঘটবেই) ব্যবহার করা হয়েছে। মোট 
কথা হলো, পবিত্র কোরআনের অর্থ শিক্ষার ক্ষেত্রে শব্দার্থের সাথে মর্মার্থ অবশ্যই পড়তে হবে৷ এছাড়া সূরার নামকরণ, শাণে 
নুজুল, এঁতিহাসিক পটভূমিকা ও বিষয় বস্তু পড়ার পর পবিত্র কোরআনের আয়াতগুলো অর্থসহ অধ্যয়ন করতে হবে। এভাবে 
কমপক্ষে দু'-তিন পারা বুঝে পড়তে পারলে অন্যান্য অংশের অর্থ অনুধাবন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ । এর পরও 
গভীরভাবে কোরআন মজীদ অনুশীলনের জন্য কোন নির্ভরযোগ্য তাফসীরের সাহায্য নেয়া প্রয়োজন । তবে পবিত্র কোরআন 
অনুশীলনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল বাস্তব ময়দানে দ্বীনের দাওয়াত পেশ ও নিজের জীবনে তা বাস্তবায়ন করা। 
এভাবেই পবিত্র কোরআনের মর্মার্থ তার অনুশীলনকারীর সামনে সুস্পষ্ট হয়ে উঠবে । মহান আল্লাহ আমাদের সবাইকে এর 
তৌফিক দান করুন৷ 

সর্বশেষে মহান আল্লাহ রাব্বুল আ'লামীনের কাছে সীমাহীন শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এ কাজের 
তৌফিক দান করেছেন। এতে যা কিছু অনিচ্ছাকৃত ক্রুটি হয়েছে তার জন্য তারই কাছে ক্ষমা চাচ্ছি। আর এ প্রচেষ্টাকে তিনি 
যেন আমার নাযাতের অসিলা বানান-এ দোয়াই করছি। 


সমকতিউর আহামান খান 
জেদ্দা 


রবিউস সানি- ১৪১৯ হিঃ 


জুলাই- ১৯৯৮ ইং 
শ্রাবণ- ১৪০৫ বাং 


ea প্র aati ৬৯৬৩৯৬১১৮৯৮ ৬৮০৮ ৮৬৮১৮ নি ra 

oa PEE ৯৩৯৯৮ ৯৮ ৯১০৯ লী ৮৮ কী ৯৬3 bd r bd 

ঠি ৬১৪ ল এটি ৬৯ eras ত 
ঠি APD 


রি 
৫০৫৭ 


Af 


LC 


পো পে পেস খে খে 


সূরার নাম 


আসা [পপ অপ ~ 
ae AL CES A ac A a Ha টপ EA 


পাস পানি পলি 


‘১৯ 


২৬। সূরা আশ- শু'আরা 


PE EE ae তক বু ০০১৯২ SD Dr > 
ই 2 ২৯7৯৮ >> 
ন ৫০ DTD TAT TTD TDD 


= শশা শাপলা 


৩৯ 


১৯. 


২৭ সূরা আন- নামূল 


৬৭ 


২০ 


২৮। সূরা আল কাসাস 


১০৩. 


২০ 


২৯। .সূরা আল আনকাবুত 


৩০। সূরা আল-রূম 


১২৯ 


২১ 


১৫২ 


২১ 


৩১। 


১৬৫ 


২১ 


সূরা আস. সাজদা 


৩২। 


৩৩। সূরা আল-আহযাব 


১৭৬ 


২০. 


৩৪। সূরা সাবা 


২১৮ 


২২ 


২ 


চে 
০ 


পি 


>. 


১০০০ 


/ এ. 


সরা আশ-শ আরা ২৬ ৫ পার।ঃ ১৯ 


5555655555555555-256-67500-556-6-855-5-8--55655-6-25--2-2-5-6-2--4-652565252-656525585556525655--0-2-6- 


রা LD) 
রর te 
রি সূরা আশ-শু'আরা 
aa y রা 
a] Le 
ন) fe 
£4| নামকরণ ee 
a | ve: 
র্‌ সূরার ২২৪ নং আয়াত (০১৬) ৯৯০০১117৭19. এর আশ-শুআর! শব্দটি এ সূরার নাম হিসেবে te 
র্‌ নির্দিষ্ট করা হয়েছে। 
tal ৫ 
[ নাযিল হওয়ার সময়-কাল ্ 
পে 6 
পু a) 
: বিষয়বস্তু ও বর্ণনাতংগি দেখলে মনে হয়, হাদীসের বর্ণানাও এর সমর্থন করে যে, এ সূরা মী জীবনের ue 
২8] মাঝামাঝি সময়ে নাযিল হয়েছিল । হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেছেনঃ প্রথমে সূরা “ত্বা হা' নাযিল হয়, পরে | 
all cl te 
| "ওয়াকেয়া' এবং তার পর 'আশ-শু'আরা' নাযিল হয় (রুহুল মা'আনি, ১৯ খন্ড পৃষ্ঠা ৬৪) । আর সূরা 'ত্ব-হা' টং 
| সম্পর্কে এ কথা জানাই আছে যে. এ সূরা হযরত ওমর (রাঃ)-এর ইসলাম গহণ করার পূর্বেই নাযিল হয়েছিল। ্ঃ 
te 
[2 H ve 
:| আলোচ্য বিষয় ও মূল বত্তব্য 
৫ € 
Bl ie 
| এ ভাষণের পটভূমি হল এই যে. মক্কার কাফেররা নবী করীম (সঃ) এর ইসলাম প্রচার ও নসীহতের মুকাবেলায় |£৫ 
ই এ ৫ 
কেবল উপর্যুপরি অমান্য ও অস্বীকৃতিই জানাচ্ছিল। প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যে তারা নান। উপায় ও কৌশল খুজে টু 
| বেড়াত । কখনো তারা বলতো $ তুমি তো কোন নিদর্শন আমাদেরকে দেখাও নি; তা হলে তুমি যে নবী, তা | 
৪৪ Es ত 
te! আমাদের বিশ্বাস হবে কি করে? কখনো নবী করীম (সঃ)-কে কবি ও গণক বলত এবং তার শিক্ষা-দীক্ষাকে 
| কথার তুড়ি দ্বারা উড়িয়ে দিতে চাইত । কখনো নবীর অনুসরণকারীদেরকে কিছু সংখ্যক অজ্ঞ-মূর্খ যুবক কিংব্য 
1 সমাজের নিকৃষ্টতম পর্যায়ের লোক বলে তার আদর্শ ও মিশনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করত। তাদের এ কথার | 
মর্ম ছিল এই যে, এ কোন উন্নত ধরণের জিনিস নয়: যদি তাই হত তবে সমাজের উচ্চ স্তরের লোকেরা- নেতা, | 
eal সরদার ও শীর্ষস্থানীয় ব্যক্তিরা তাকে অবশ্যই গ্রহণ করত । নবী করীম (সঃ) অকাট্য যুক্তি ও দলীলের ভিত্তিতে |& 
র্‌ এ লোকদের ভুল ধারণা-বিশ্বাস দূর করতে এবং তওহীদ ও পরকালের যৌক্তিকতা বুঝাবার জন্যে চেষ্টা করে ee 
£%| করে ক্লান্ত হয়ে পড়তেন। কিন্তু তারা হঠকারিতার নিত্য-নতুন উপায় ও পন্থা অবলম্বন করে করে বিন্দুমাত্রও te 
ক্লান্তি বোধ করত না। এ অবস্থা নবীকরীম (সঃ)-এর জন্য বড় প্রাণান্তকর কষ্টের কারণ হয়ে দাড়াচ্ছিল এবং এ te 
| চিন্তায় তিনি খুব বেশী কাতর হয়ে পড়েছিলেন। ee 
2) টি te 
el এরূপ পরিস্থিতিতে সূরাটি নাযিল হয়। এর শুরুতেই বলা হয়েছে তুমি তাদের জন্যে চিন্তায় ও দুঃখে নিজেকে £ 
তত] কেন এত কষ্ট দিচ্ছ? তাদের ঈমান না আনার কারণ এ নয় যে. তারা কোন নিদর্শন দেখতে পায়নি: বরং এর 
হট কারণ এই যে, এরা আসলে হঠকারিতায় নিমজ্জিত, বুঝালেও তারা বুঝতে চায় লা, মানতে প্রস্তুত নয় । জোর 
£৫| পূর্বক তাদের মাথা নত করে দেয়া হবে- এমন কোন নিদর্শন তারা দেখতে চায়। সে নিদর্শন যখন বাস্তবিকই et 
) আসবে, তখনই তার। বুঝতে পারবে- যে জিনিস তাদেরকে বুঝাতে চেষ্টা করা হয়েছিল, তা কতই না সত্য! এ te 
ta ভূমিকার কথাবার্তার পরে দশম রুকু পর্যন্ত যে বিষয় ধারাবাহিক ভাবে বর্ণিত হয়েছে তা হলো এই যে, সত্যের | 
te সন্ধানী লোকদের জন্যে তো আল্লাহর যমীনের সর্বত্র সর্বদিকেই নিদর্শন রয়েছে। তা দেখে যে কেউ প্রকৃত নিগৃঢ় তু 
a রি চং 
RN Rn Rx Ot Rea eee Cott 


TB 


সূরা আশ-শু' আরা ২৬ ৬ পারাঃ ১ 


৯ 
হ্‌ 
€ 
€ 


লৈ), (on 
সত্যকে চিনতে ও জানতে পারে। কিন্তু হঠকারিতা যাদের মজ্জাগত নল: 
কোনদিনই ঈমান আনবে না। বিশ্ব-প্রকৃতির বুকে বিস্তৃত অসংখ্য নিদর্শনাদি দেখেও তারা ঈমান আনেনি। 
নবীগণের মো'জেযা দেখেও তাদের শুভ বুদ্ধির উদয় হয়নি। তারা সে সময় পর্যন্ত চরম গোমরাহীতে লিপ্ত 
রয়েছে যতক্ষণ না আল্লাহর আযাব এসে তাদেরকে গ্রাস করে নিয়েছে । এ প্রসংগে ইতিহাসের সাতটি জাতির 


CS BS 


এড 
০৫ 
শি 


চে, 
কস 
৮ 


১৫১১৫ 


CC Sn: 


যু 
রা 


A, 


৫ 
© টু L 
ন্‌ অবস্থা এ সূরায় বর্ণনা করা হয়েছে। এ জাতিগুলো তেমনি হঠকারিতায় নিমজ্জিত হয়েছিল যেমন হঠকারিতায় 
ta et 


নিমজ্জিত রয়েছে মক্কার এই কাফেররা । আর এ এতিহাসিক বর্ণনার মাধ্যমে নিম্যরূপ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা 
বুঝাতে চেষ্টা করা হয়েছে। 


Ce) 


0 Sty SH 
পে 


গো 
নদ 
টি, 


9. 


(Ms) 


2. 
০ 
০০০] 


৪]. প্রথম এই যে, নিদর্শন সমূহ দুই প্রকারের । এক ধরণের নিদর্শন আল্লাহর যমীনে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, তা | 
৫]. দেখে যে কোন বুদ্ধিমান ব্যক্তি, নবী যার প্রতি দা'ওআত দেন, তা সত্য ও নির্ভুল কিনা তা যাচাই করে দেখতে রঃ 
ta - 
[2 পারে। pad 


ডি 
ক) 


র্‌ দ্বিতীয় প্রকারের- সে সব নিদর্শন ফেরাউন ও তার জাতির লোকজন দেখেছে, নূহ নবীর জাতি দেখেছে; 'আদ Ke 
হি] ও সামৃদ জাতি দেখেছে, লূত নবীর জাতি দেখেছে আর দেখেছে আইকা'র অধিবাসিরা। এখন কাফেররা কোন 
ই ধরনের নিদর্শ দেখতে চায় তার ফয়সালা স্বয়ং কাফেররাই করবে। ্ 
০ 


৭] দ্বিতীয় কথা এই যে, সকল যুগে কাফেরদের মানসিকতা একইরূপ এবং অভিন্ন রয়েছে। সর্বকালে তারা একই | 
te " রকমের যুক্তি পেশ করেছে, একই ধরণের প্রশ্ন ও আপত্তি উথ্থাপন করেছে। ঈমান না আনার ছল-চাতুরী, কলা- ee 
RS কৌশলও তাদের একই রকমের ছিল। পক্ষান্তরে নবী-রসূলের শিক্ষা সকল যুগে একই রকম রয়েছে। তাদের “ 
£8| চরিত্র এবং নৈতিকতাও দেখা গিয়েছে একই রকমের । প্রতিপক্ষের সামনে তার! একই প্রকারের ও একই ধরনের 
£8| দলীল-প্রমাণাদি পেশ করেছেন। তাদের সকলের প্রতিই আল্লাহর রহমত নাযিল করার নীতিও ছিল একই | 


Lo) 
a 
এ 


8 


রকমের । এ দু'ধরণের নমুনা ইতিহাসে প্রকট হয়ে রয়েছে। কাফেরদের নিজেদের প্রতিচ্ছবি কোন নমুনার সঙ্গে 
মিলে যায়; আর হযরত মুহাম্মদ (সঃ)-এর মহান সত্ত্বা কোন নমুনার নিদর্শন দেখতে পাওয়া যায়, তা 
কাফেররা নিজেরাই বিবেচনা করে দেখতে পারে। 


টি, 
০৬4 


পি 


Ly Ro) 
ললে 


Ge Sl, SC SC 


, 
কি 


সত 
নি 


a. 


TBAB ও CB, 
ডে 


টি 


তৃতীয় যে কথাটি বার বার বলা হয়েছে, তা হলো এই যে, আল্লাহতা'আলা মহা শক্তির আধার; তিনি যেমন 
সর্বপ্রকার ক্ষমতার অধিকারী তেমনি তিনি অতিশয় দয়াবানও বটে । ইতিহাসে তীর উগ্র-ভীষণ রূপও দেখা 
গেছে, দেখা গেছে তার অপার করুণার নিদর্শনও ৷ এখন মানুষ নিজেদেরকে আল্লাহর রহমত পাওয়ার যোগ্য 
বানাবে, না ক্রোধ ও গযব পাবার যোগ্য. তা মানুষের নিজেদেরই বিবেচ্য | 


iC 


0) 
চে 


প্র 
১42৫ 


সস 


এ 
GG) 


০) 


শেষ রুকুতে এ আলোচনার সমাপ্তি টেনে বলা হয়েছে যে, তোমরা যদি নিদর্শন দেখতেই চাও, তাহলে সে 
ভয়াবহ নিদর্শন দেখার জন্যেই কোমর বেঁধে কেন লেগেছ যা ধ্বংস প্রাপ্ত জাতিগুলি দেখতে পেয়েছে? এই 
কুরআনকে দেখলেই তো পার এ তোমাদের নিজেদেরই ভাষায় অবতীর্ণ হয়েছে। দেখ হযরত মুহাম্মদ (সঃ)- 
কে, দেখ তাঁর- সংগী-সাথীদেরকে ৷ এ কালাম(কুরআন মজীদ) কি জ্বিন বা শয়তানের কালাম হতে পারে? এ 
কালাম যিনি পেশ করছেন তিনি কি গণৎকার হতে পারেন? সাধারণত কবিরা এবং তাদের সমপর্যায়ের . 
লোকেরা যেরূপ হয়ে থাকে হযরত মুহাম্মদ (সঃ) এবং তার সংগী-সাধীদের কি সেরূপ মনে হয়? জিদের কথা 
স্বতন্ত্র। তোমরা তোমাদের দিলের গভীর তলদেশকে যাচাই করে দেখ, তা কি বলে । তোমরা দিল হতেই যদি 
জানতে পেরে থাক যে, গণৎকারী ও কবিত্রে সঙ্গে তার কোনই সম্পর্ক- দূরতম সম্পর্কও- নেই, তাহলে মনে 
রাখবে যে ,তোমরা যুলুম করছ এবং যালেমদের অনুরূপ পরিণতিই তোমাদের হবে। 


১১২১১১১১৯১১১০০১১১১১১১২১১০১১১০১০১১২০১০১১১১১০৯৬৯১৯২ 


এ ০৫ AD 
০ 


টি 
টি 


ফু 


টি 
at 
৬] 


COG Ss Sad Se 


[সস 


Sc Sac Sac, SiC SC 


ke) 0 3 


কে 


a আশ-শু'আরা ২৬ ৭ পারাঃ ১৯ 


Bow Wr E2429 
LEELA (শি) 


এগার ভার মত মর্কী শু'আরা রা ২৬ দু'শতসাতাশতার আয়াত(সংখ্যা) 


A sig PMI 


অতীব মেহেববান অশেষ দয়াবান আল্লাহর আলা টি 


9 5 [ed be) 

TO 

বিনষ্টকারী (হে নবী) “ যায 
তুমি হয়ত সুস্পষ্ট 


5 ০৯৬ পর্ন 246 
৮95 OW ৩১০০:৪০%। 


তাদেরউপর নাধিলকরতাম আমরা যি 


৫৯৪: ৫ 405 


2 নি হয়েপড়ত ফলে 


RS SD SOD OL 


৩. হে নবী! তুমি হয়তো এ চিন্তায় প্রাণ বিনষ্ট করবে যে, এ লোকেরা ঈমান আনছে লা। 

৪. আমরা চাইলে আসমান হতে এমন সব নিদর্শন নাযিল করতে পারি যার সামনে তাদের মাথ! নত হয়ে 
২! 

যাবে 


টস সদৰ সরা 


( 


১৫০৫০ 


১. অর্থাৎ এই কিতাবের আয়াতগুলো আপন উদ্দেশ্য পরিস্কাররূপে খুলে খুলে বর্ণনা করে, তা পড়ে বা শুনে 
প্রতিটি ব্যক্তি এ বুঝতে পারে যে তা কোন জিনিসের দিকে আহ্বান জানাচ্ছে, কোন জিনিস থেকে বিরত 
রাখতে চাচ্ছে, কোন জিনিসকে হক ও কোন জিনিসকে বাতিল গণ্য করছে। মানা বা না মানা আলাদা কথা, 
কিন্তু কোন ব্যক্তি কখনো এ বাহানা করতে পারে না যে এই কিতাবের শিক্ষা তার হৃদয়ঙ্গম হচ্ছে না এবং 
সে এ বুঝতে ও জানতে পারছে না যে এ কিতাব তাকে কোন্‌ জিনিস ত্যাগ করতে বলছে ও কোন জিনিস . 
তাকে গ্রহণ করার আহ্বান জানাচ্ছে। 
অর্থাৎ এরূপ কোন অলৌকিক নিদর্শন অবতীর্ণ করা, যা দেখে সমস্ত কাফের ঈমান ও আনুগত্যের পথ 
অবলম্বন করতে বাধ্য হবে- আল্লাহতা'আলার জন্য মোটেই কঠিন নয়_£তিনি যদি এরূপ না-করেন তবে 
তার কারণ এ নয় যে- এ কাজ করার সামর্থ আল্লাহর নেই ! বরং তার কারণ হচ্ছে- এই প্রকারের 
ধবরদস্তিমূলক ভাবে ঈমান আনানো আল্লাহ্‌র উদ্দেশ্য নয়। 


CH 


== 


০ 


TET AELAA 
পুন ৮ 2:2৮ 5S 2 
ot 22 রঃ 252 
A 2 ৫ রি | ৫2১৬ ১) ৩৫০ বনে 
হা 19 Eth হা বার্জাসমূহ তাদের (কাছে) ন ৯১৮ সুরে, 
লে আসবে, কে ভিলা 
সম্পর্কে কিছু ৯৮২ রঃ ১৮৫ 2 AO Us 
LE CE CeO 
420 = ০৪৮৯১) Fla So জি 
উদগত কত যমীনের 


ফিরিয়ে নেয়। 
তা তার মিথ্যা বাত করেছ, তারা যে জিনের ঠাা-ব্্ুপ করছে; অতি শী তার নিশৃঢ় তত 
উপায়ে) জানতে পারবে) 
(বিতর পাতানো তীর উপর দৃষ্টি নিক্ষেপ করেন? আমরা কত বিপুল পরিমাণে সকল প্রকার চমৎকার 
উত্তিদ তাতে পয়দা করেছি। 
৮. নিশ্চয়ই তাতে একটি নিদর্শন রয়েছে” । কিন্তু তাদের অধিকাংশই মেনে নিতে প্রস্তুত নয়। 
৯. আর প্রকৃত সতা এই যে, তোমার রব প্রবল পরাক্রাস্তও এবং মহা দয়াবানও ৪) 


৩. সত্যানুসদ্জানের জন্য কারো! নিদর্শনের প্রয়োজন হলে বেশীদুর যাওয়ার দরকার হয় লা; এই যমীনের 
উৎপাদন-বিকাশন শক্তির ক্রিয়াশীলত! যদি সে চোখ খুলে সামান্য দেখে, তবে লে বুঝতে পারবে এই 
বিশ্ব-ব্যবস্থার যে হকীকত (তৌহিদ) আল্লাহর নবীর৷ (আঃ) পেশ করেন তা সঠিক, না মোশরেকরা ও 
আল্লাহর অমালাকারীরা যে সব মতবাদ বর্ণনা করে সেইগুলো! 

অর্থাৎ তাঁর ক্ষমতা এতই বিপুল ও প্রবল যে তিনি কাউকে শান্তি দিতে ইচ্ছ৷ করলে- এক পলকেই তাকে 
অস্তিত্ব থেকে মিটিয়ে দিতে পারেন। কিন্তু তা সত্তেও তিনি যে শাস্তি দিতে তাড়াহুড়া করেন না, তা হচ্ছে 
নিতান্ত তার কৃপা। তিনি বছরের পর বছর শতাবীর পর শতাবী ঢিল দিয়ে থাকেন, চিন্তা করার ও বুঝার 
অবকাশ দিয়ে যান এবং পূ্ণ জীবন-কালের অবাধাতাকে একটি তওবা দ্বারা মাফ করে দিতে প্রত 

॥ 


করেছি পরিমাণ) 71 22 ৮932 752 
GAN AE টা ৮59 ০৪০2 রদ 
(১844 ১১ 8৮52 ভি তক পতি এল 
হু] না কিন্তু অবশাই লি নিশ্চয়ই চমৎকার 
নিদর্শন 24 চাটি দে রর 
26 রর ৩) ৩ 
55:20 %6 ৫১ 859 ৩2৮ 
টি অবশ্যই. ভোমাররব নি তাদের অধিকাংশ. হয়েছে 
i Et ৮2 ০ 
হই লোকদের নিকট মহান রহমানের নিকট হতে যে নতুন নসীহতই আসে ( 


তা শা ০২০০১২০৩2৩-2/---৩০/১-০8০25-৩628০৩--০-০-০-৮-৯-১8 
Ha ৩৩ OG! Ger ৯৩১ ৮৬১১ ৯) Kk 
El যাও যে মৃসাকে তোমাবরব ডেকেছিলেন যখন ee 
a) (নিকট) (জি | 
র্‌ 
রর 2 চা (72222 ৮:৩৫ ১ 1 রহ 
sl ৬ রর 2 রে A ৬ te 
) ০৯০ ১৬ 
2 ৩৩৬০ ৯১০৯০ ০৯ ও ০৯১ 
RY হে আমাররব (হস) তারাভয়কবে i ফিরআইউনের জাতি যালেম te 
| বলল kl 
: র্‌ Be SAL EDEL LS এপ 24 EAA হু KR 
তা ১ ১ ০ ৬০ ১১৩৬:৬ ডা ১৬৯ 0) 
£6| না আর আমারঅন্তর সংকুচিতহচ্ছে এবং আমাকে তার! অস্বীকার যে আমিআশংকা নিশ্চই | 
য় পের হ্্ ত 7 5 82 রা 0 টু 
lf £ 1 2৭ 2218 
৪৪ 10022 JL ০৯০৩ 0০০ ০১৮ ্ 
আমার ০৭ এবং হারূনের প্রতিও হে আমাররসনা সক্যালিতহয় 
কে lt রেসালত 
Ry ৫ 
Rl ৫21৫. ৬ “ANZ Ez 585৮ তল: G2 Ue 
প্র ৩ ৯২ ie 2৫ ধারা কা 
পা (আল্লাহ) আমাকে ভারাহত্যা যে আমি তাই (অপরাধের) |: 
দু'জনে যাও (তার৷ পারবে) ব্ধলেন করবে আশংকাকরছি অভিযোগ. £৫ 
্ 2 25 রি ৰু Zl 0 
K ৬৯৮৪১ ১১ 8 
tej (সনা সহ)  তোমাদেরসাথে নিশ্চয়ই আমাদের | 
R শ্রধকারী আছি) আমরা নিদর্শনাবলীসহ ইং 


ce 
চর: 


৫] ১০. তাদেরকে সেই সময়ের কাহিনী শোনাও যখন তোমার রব মৃসাকে ডাকলেন (এবং বললেন) “জালেম | 


at 

{| জাতির নিকট যাও" ft 
5 ১১. ফিরআউন জাতির নিকট- তারা কি ভয় করে না”? He 
॥ ৬ 


£৭| ১২. দে আর্য করল, “হে আমার রব, আমার তয়হচ্ছে যে, সে আমাকে মিথ্যা মনে করে অমান্য করবে। 
| ১৩. আমার অস্ত্র কৃষ্ঠিত ও সংকুচিত হচ্ছে, আমার রসনা সঞ্চালিত হয়না । আপনি হান্নকে রেসালাত দান 


গগন 


| করুন। 

ই ১৪. আর আমার বিরুদ্ধে তাদের একটি অপরাধের অভিযোগও রয়েছে। এ কারণে আমি ভয় করছি যে, তারা 
|. আমাকে হত্যা করবে”। 

১৫. তিনি বললেন, “কক্ষণো না । তোমরা দু'জনই যাও আমার নিদর্শনসমূহ নিয়ে । আমরা তোমাদের সাথে 


SO 0 OH 


সূরা আশ-শু'আরা ২৬ ১০ পারাঃ ১৯ 
er 85278585-5-5০218-5525055856-852-55-6-5 LD Eo an en 


to 
ও 
be 


0 Sn Ss Se as Sats Sats Sal, SCS 
PU RS DRL ORC OS OC 


2 


নিশ্চয়ই. 
ত৩ প্র AA > 2৫ 
০১5১) (9৮ Cs ০৯) 
পাঠাও 


(আরও বল) 


ae 


b 
০) ত 
8 Et : 
হন 22 wz 
A ৩৮ ৬৩৯ : 
ন্‌ রর ৰ ্ 
০ 


rm. 
হর 
৬ 


ত্র ৰ be 
তে টা পার্ট 2 পার্ট fe 
Rl ৬ 9 LUE 
e ১৫১ (৩১৮৬ রং 


Le) 
৮ 


(-) কিক ০৫ এ তত 
tt এবং (কয়েকটি) | te 


টে. 


টি রা লি i / ETAT : 
L i ERAT -৩১ ্ তি 
রর U 92১৩1 (৩5 ৬৬১ ৪ 
Ry Es ই (সৃসা) অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত তুমি আর তুমি করেছ ন্‌ 

¢ 


HG) 
টে 


বলল 
B 2 A শালার ৮9৩ NAA 5 র্‌ 
2% i ভি টিভি ৬০০৪ ৫৮ 62 


৫ ৰ 
£8| অতঃপর... তোমাদেরকেভয় যখন তোমাদের আমি অতঃপর অজ্ঞদের অন্তত |৫ 
al D1 A HARK / 24d Gs ud ৩18 
eA * থু ba 
ডু OG 2 (৩ Ce IG 
হে রসূলদের অন্ত্তৃক্ত আমাকে করলেন এবং প্রজ্ঞা আমাপরব আমাকে ee 
ু 
8 রঃ 
Ea b 

£| ১৬. ফিরআউনের নিকট যাও এবং তাকে বল, আমাদেরকে রব্বুল'আলামীন এ উদ্দেশ্যে পাঠিয়েছেন যে, ee 


eS 
পি 


১৭. তুমি বনী-ইসরাঈলকে আমাদের সংগে যেতে দিবে” । 


OTS 


গু 

এ ১৮. ফিরআউন বলল, “আমরা কি তোমাকে আমাদের ঘরে বাল্যাবস্থায় লালন-পালন করিনি? তুমি তোমার : 
বট জীবনের কয়েকটি বহর আমাদের এখানে কাটিয়েছ। Ke 
£8| ১৯. তার পর তুমি করে গেলে যা তোমার কর্ম, তুমি বড় অকৃতজ্ঞ ব্যক্তি” । 18 
£8| ২০. মূসা জবাব দিল,“ সে সময় আমি সেই কাজ অজ্রতাবশত করেছিলাম। ke 
£9| ২১. পরে আমি তোমাদের ভয়ে পালিয়ে যাই । অতঃপর আমার রব আমাকে 'হুকুম' দান করলেন এবং আমাকে 1 
£ণ|  নবী-রসূলগণের মধ্যে শামিল করে নিলেন। ee 


সে 


০) 
হু 


০0 
টিপি 


চে 
হয 


RA) "| 
লন সস RR SR SS 


সস্তা 


॥ 


রর 
্ 
রর 


প্টাচি তে 


১ 


১১০১০ 


পতল 


আশ-শু'আরা ২৬ ১১ পারাঃ ১৯ 
ভুল ১৯৯৯৯২১৭৯২০৯৯২৯৭১১২০২৯৯১১৯১৯৯০২১৯৭ 


৮ পে তারে পপ টা 2 ALS রব 
SE ৮৮2১৩ ৬৩৬০ ৩) (4০ ভি dns 2 
ইসরাঈলকে তুমি গোলাম (এ নয়) আমারউপর যা তুমি অনু্র্থ এই 
বানিয়েরেষেছ যে {তা কি) উপকার করেছ 
bh AD HN 2 


DI ৩১০ OLS ELT ০৮৪ ON 
আকাশমন্ডলির রব সা) বিশ্বজগতের রব কে আবার ফিরআউন বলল 
7৯. ৯৫০৫৯ ৮৮০০ 
Ee 0$9০555 OLY ৩ 5০৪১৭) 


তাদেরকে (ফিরআউন) বিশ্বাসী তোমরাহও যদি 3 পৃথিবীর ও 
(যারা ছিল) বলল 


৩ = 2 935 ORS শা রি 

নাকি তীরচারপার্ে 

2 ৯৫ টি ৩১৫৫২ 

শি ৩7 ৮৬ ৮১৮১ ও) 035০9 
৪ যাকে তোমাদের রসূল 9০৮2১7% 


জু 
১2474 


5 


9 2221 
৬৬ 


পাগল অবশ্যই 


সৰস 


a, 


পপ 


২২."আর তুমি আমার প্রতি তোমার যে অনুগ্রহের দোহাই দিয়েছ তার নিগুঢ় তাৎপর্য এই যে, তুমি বনী 
ইসরাঈলদেরকে গোলাম বানিয়ে নিয়েছিলে”৫ ৷ 

২৩. ফিরআউন বলল,“এই রব্বুল'আলামীনটা কি?” 

২৪. মূসা জবাব দিল,“ আসমান ও যমীনের রব তিনি। আর সে সব জিনিসেরও তিনি রব যা কিছু আকাশমন্ডল 
ও যমীনের মধ্যে রয়েছে- যদি তুমি নিঃসন্দেহে বিশ্বাসী হও” । 

২৫, ফিরআউন তার চারপাশের লোকদেরকে বলল “শুনছ?” 

২৬. মূসা বলল ,“তিনি তোমাদেরও রব এবং তোমাদের সেই বাপ-দাদা যারা চলে গেছে তাদেরও রব” । 

২৭. ফিরআউন (উপস্থিত লোকদের) বলল,“তোমাদের রসূল, যিনি তোমাদের প্রতি প্রেরিত হয়েছেন 
একেবারেই পাগল মনে হয়।” 


টি 


সস 


গত 


গ্সহস্রগর 


গদি 


সস 


৫. অর্থাৎ তুমি যদি বনী ইসরাঈলের উপর যুলম না করতে তবে তোমার ঘরে প্রতিপালিত হওয়ার জন্য আমি 
কেন আসবো? তোমার যুলমের কারণেই তো আমার মা আমাকে টুকরির মধ্যে স্থাপন করে নদীর বুকে 
ভাসিয়ে দিয়েছিলেন। তা না হলে আমার প্রতিপালনের জন্য আমার নিজের ঘর কি বর্তমান ছিল না? 
সুতরাং প্রতিপালনের উপকারের কথা আমাকে শোনানো তোমার শোভা পায় না। 


CR SC aC 


লু 


RRR ORR 


রে 


0১০৮ 


(2৯৯ 


সূরা আশ-শু'আরা ২৬ ১২ পারাঃ ১৯ 
I ২২৯৭২ রর: 


৬ ৬১০০ ৪ ডি 9 


তর ২ পশ্চিমের. এবং ১৬৭ 2 
এ 


০০৩০ ৯ 039 ৩৮3 4 


তুমি গ্রহণ কর নান তোমরা রি 


রর রব রি ০ ৮ 22 
59 ৬০ sl 0০ ৯৩০০০ 52 ৬৩৬৯৯) 
এক জিনি তোঘাদের(কাছে) যদিও কি (মূসা) ০১ অর্তভৃক্ত 
বলল 


(নিদর্শন) 
পর্ণ 2 রা 


এনে 
তুমিহও যদি তা তবে 
নিয়ে আস 


৩০ ?% 5 ৬৫ $ ৫৫ ৩৫৪১ ৫128 A ES 


হাত বরন এবং সুস্পষ্ট অজগর তখনই তারলাঠি নে অতঃ 


০০2 


GS, SO af 


BBD 
টে 


টি 


029029 


Sl 


রা 22 E ৬১ 

$ I> ১৩০ 0৬ Gy 254 ৫ 3 

নিশ্চয়ই রে টাও হি দা শুভ্রউজ্জল তা তখনই 
ডি 


সং সন সস সস নিদি শর 4285 সির সা সর সিসির সপন সের 


২৮, মুসা বলল পূর্ব ও পশ্চিম আর যাকিছু এই দুয়ের মণ্যে রয়েছে © 22 

সবকিছুর রব তিনি, যদি তোমাদের কোন বুদ্ধি-শুদ্ধি থেকে থাকে!" যাদুকর এতো 
মা 
লোকদের মধ্যে গণ্য করব যারা কয়েদ খানায় বন্দী হয়ে আছে ।” 

৩০. মূসা বলল ,“ আমি যদি তোমার সামনে এক সুষ্পষ্ট জিনিস নিয়ে এসে থাকি, তবুও?" 

৩১. ফিরআউন বলল ,” আচ্ছা, তাহলে তুমি তা নিয়ে এস, যদি তুমি সত্যবাদী হয়ে থাক" । 

৩২. (তার মুখ হতে একথা বের হতেই) মুসা নিজের লাঠি নিক্ষেপ করল এবং সহসাই তা এক সুস্পষ্ট অজগর 
হয়ে গেল। . 

৩৩. পরে সে নিজের হাত (বগলের নীচ হতে) টেনে বের করল; তা সব দর্শকের সামনে ঝকমক করছিল ৬। 
রুকুঃ ৩ 

৩৪. ফিরআউন তার চারপাশে অবস্থিত সরদার মাতব্বরদেরকে বলল ,“এ ব্যক্তি নিশ্চয়ই একজন দক্ষ 


BD AD, 


চন 


ao Sa Sus Sad 


০১৫০) 


চু 


৬. হযরত মূসা আঃ) কক্ষপুট থেকে হাত বের করা মাত্র হঠাৎ সারা মহল ওঁজুল্যে ঝকমক করে 
হল যেন সূর্য নির্গত হয়েছে। 
১১১১১১১১২১১ 


[a SG CS a A AOC OCC 


সূরা আশ-শু'আরা ২৬ ১৩ পারাঃ ১৯ 
০০০০০০০১১১১ 


রঃ 5 রা চি 
nt ৬ a 5% 
5৫ যে A 


সে চায় 


১০44০471540240 


সি 


বের করবে 
277 ACI < 
4৪৯) 123 893০০ 1১0৩ 
তাক্ম ব্যাপার) তারাবলল তোমরাকরতেবলো অতুঃপর 
স্থগিত রাখুন কি 


Oc sm SC bal Suds Se Dus Sl 0 al BG SoG 


তন 


Sl SoC Sn, SC BC ST ) 


IBD TBAB, 


ja, Se SC, SC DC hh 


টি, 


৩৫. সে চায় যে, নিজের যাদুর জোরে তোমাদেরকে তোমাদের দেশ হতে বের করবে৭ এখন বল, তোমাদের 


এ, 
৫ 


le) 


CS SO i HO SC OO OR SOCK KC WCC EO I OI 


হত] কি নির্দেশ?" 

হণ]. ৩৬. তারা বলল ,“তাকে এবং তার ভাইকে (শাস্তিদানের ব্যাপার) স্থগিত করে রাখুন, আর শহর-নগরে 

হট সংগ্রহকারী লোক পাঠিয়ে দিন, 

হট. ৩৭. তারা সব দক্ষ যাদুকরকে আপনার নিকট নিয়ে আসবে।” 

|| ৩৮. তদানুযায়ী একদিন নির্দিষ্ট সময়ে যাদৃকরদের একত্রিত করা হল। 

| ৩৯. আর লোকদেরকে বলা হল ,*তোমরা কি সম্মেলনে যাবে? 
te ৭, এক মুহূর্ত পূর্বে ফিরআউন নিজ প্রজাদের মধ্যকার এক ব্যক্তিকে প্রকাশ্য দরবারে রেসালাতের কথা বলতে 
te ও বনী ইসরাঈলদের মুক্তির দাবী করতে দেখে তাকে পাগল গণ্য করেছিল ও ধমক দিচ্ছিল যে- যদি তুই [ই 
te আমাকে ছাড়া কাউকে উপাস্য বলে মানিস তবে তোকে জেলের মধ্যে পচিয়ে মারব, কিন্তু এখন নিদর্শন 
টু গুলো দেখা মাত্রই তার মধ্যে এত ভীষন ভয়ের সঞ্চার হয়ে গেল যে নিজের বাদশাহী ও রাজত্ব ছিনিয়ে 

রি নেয়া হবে এই বিপদাশঙ্কা তার সামনে দেখা দিল । এর থেকে দুই মোজেযার মাহাত্মযের আন্দাজ করা যেতে 
র্‌ পারে। 

5 


te EEE TEE ১২১১১২১১২১১ 


/ 2/2. UG ELE 4৫ 

(6.৮ ০৯৪) HE 5০০ গতর US 

আমাদের কি ফিরআউন্কে তারাবলল যাদুকরর। আসল অতঃপর 
| (ময়দানে) যখন 


এ 
জি 


CO iO SC i IO WC HCH 


১4১১০১৮4০4০ 


0 oC iG nc BC SCS 


এও, 


So Sn? 3 SR S 


৫ 


চটি এটি, 


BALD DIBA ন। 


He) 


' ৪০. সম্ভবত আমরা যাদুকরদের দ্বীনেই থেকে যাব- যদি তারা জয়ী হয় ৮" । 
8১. যাদুকররা যখন ময়দানে আসল তখন তারা ফিরআউনকে বলল, “আমাদেরকে পুরস্কার দেয়া হবে তো 
“যদি আমরা জয়ী হই?” 

৪২. সে বলল ,*হ্যাঁ, আর তখন তোমরা নিকটবতীদের মধ্যে গণ্য হবে”। 

৪৩. মূসা বলল ,“নিক্ষেপ কর, যাকিছু তোমাদের নিক্ষেপ করার আছে” । 


অর্থাৎ মাত্র ঘোষণা ও বিজ্ঞাপনের উপর নির্ভর করা হল না। বরং এই উদ্দেশ্যে চারিদিকে লোক ছোটানো 
হল যাতে মুকাবেলা দেখার জন্য এক এক করে লোকদেরকে সমবেত করা হয় । এর দ্বারা বোরা যায়- ভরা 
দরবারে হযরত মূসা (আঃ) যে মো'জেযা দেখিয়েছিলেন তার খবর সাধারণের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং 
ফিরআউনের মনে এ আশঙ্কা দেখা দিয়েছিল যে দেশবাসীরা এর দ্বারা প্রভাবিত হয়ে পড়ছে। দরবারে 
উপস্থিত যে সব লোকেরা হযরত মুসার (আঃ) মো'জেযা দেখেছিল এবং বাইরের যেসব লোক পর্যন্ত এর 
বিশ্বস্ত খবর পৌছেছিল। নিজেদের পৈত্রিক ধর্মের উপর তাদের বিশ্বাস বিচলিত হয়ে পড়ছিল। এখন. 
তাদের ধর্মের অস্তিত্ব থাকা মাত্র একটা কথার উপর নির্ভর করছিল- হযরত মূসা (আঃ) যা দেখিয়েছেন 
যাদুকরেরাও যে কোন প্রকারে যদি তাই করে দেখায় তবেই রক্ষা । ফিরআউন ও তার দরবারীরা নিজেরা এ 
মুকাবেলাকে চূড়ান্ত সিদ্ধান্তকারী বলে মনে করছিল। তাদের নিজেদের প্রেরিত লোক জনসাধারণের মনে এই. 
কথা বদ্ধমূল করতে চেষ্টা করে ফিরছিল যে, যদি যাদুকরেরা জয়ী হয় তবেই মূসার ধর্ম থেকে আমরা রক্ষা 
পাবো; অন্যথায় আমাদের দ্বীন ও ঈমানের কোন ঠিকানা নেই। 


সস চি পিব সেন সরস সি দিসি সন সন টিন সস সেগ 


E 


lh আশ-শু'আরা ২৬ ১৫ ; পারাঃ ১৯ 


চে শে 


EL 
নিক্ষে 


fp লুচি ০ DY 
RAIDS 


SRC CC On, ACP Ci PC 


এ 


স্টপ 


Ce রত iy 4 + He Me আত রা, হে) হে, রা, চা) ছে হে, রা) চা রা 


০9 । ৫ BES ৫: 


রবের উপর আমরাঈমান তারাবলল নি 
এনেছি 


Su al Sas Ss Su Sats Se 
১১০৪৯4০৫৭৪৭ 


চি, 


উপর 
2 / 
/ 2 ৬৪ AL 


|) 
B 
৮ 
8 
R 
B 
B 
|) 
[) 


OG RC HC RCE) 


টি 


88. তারা অমনি নিজেদের রশি ও লাঠি নিক্ষেপ করল, আর বলল, “ফিরআউনের সৌভাগ্যে আমরাই জয়ী 
থাকব ।” 

৪৫. পরে মূসা তার লাঠি নিক্ষেপ করল; তখন সহসাই তা তাদের মিথ্যা কৃতিত্বকে গিলে ফেলতে লাগল। 
৪৬, এ দেখে সব যাদুকরই স্বতন্কুর্তভাবে সিজদায় পড়ে গেল। 

8৭. এবং বলে উঠল,মেনে নিলাম আমরা রব্বুল আলামীনকে- 

৪৮. মূসা ও হারনের রবকে। 

৪৯, ফেরাউন বলল,“তোমরা মূসার কথা মেনে নিলে আমার অনুমতি দেবার আগেই! নিশ্চয়ই এ তোমাদের বড় 
যে তোমাদেরকে যাদু শিখিয়েছে । 


এ 


তে 


তত 


Coals SG Ss S 


OD OE টস সরস স্যামসাং সন পির সরান সাসরসরসরসয সস সরস সনদ সো সরদার 


FR RH NRK RAR RR ROR HOR IRR ২১২২২ 


08 


Kade bE ১৬ পারাঃ ১৯ 


e দে তে 2০ 2৫ ৰ 
te OE ১০৪১ ৯৫: এ $ 


রঃ ও শে রা ডু ্ 
[2 € 
র্‌ 1081: টা ক 5 রর এ ও রা রর 
Kf ১ Y 15 5 ১১ 
রর কোন ক্ষতি নাই তারাবলল রন টি িপরীতদিক 
RB € 
2 শু 
139 তি তার 129 টা (ud Ce 
A 5 7১ লা 9 (এ 0) te 
| পক সি = এল পরতে দিল দল | 
tal L337 37 Ep /2 চি রর রঃ 
a ৫7 58 | ৫ | Le 1 (১০০ ৫ te 
টী) ১৩৩: ৪ e 
চি আমরা ওহী এবং ডি অগ্রণী আমরাহলাম রি আমাদ্রেওডনাহ রা 
[> ৯ ৫ 
a) A DFA ere DASA 22) Ce 
Jo TO 
585 নিশ্চয়ই. আমারবান্দাদের রাতেবের যে মূসার প্রতি 


GC 


হি ডি হয়েযাও 
SP ৩পাঠ৬ তর এ পার্ট 


ESS OL AE> ns SB ১৯০১ রি 


এরা (এবলে রা লোকসংমহকারী “শহরগুলোর মধ্যে ফিরআউন অতঃপর 


সিসি 


পাঠাল 


0) 


১৫০ 


পট ৩০টি ১ ্ রত 


৪৪ 82৯১৯ 


একটিদল অবশ্যই 


যে 
সিসি? 


আচ্ছা! এখনই তোমরা জানতে পারবে! আমি তোমাদের হাত ও পা 

' বিপরীত দিক হতে কেটে দেব এবং তোমাদের সকলকে শৃলবিদ্ধ করব 1" 

৫০. তারা জরাব দিলঃ “কোনই পরোয়া নেই, আমরা আমাদের রবের নিকট পৌছে যাব। 

SR TRL COAL LE AU Ie MLE Ll 


রকুঃ 

৫২.আমরাষ৯ মূসাকে অহী পাঠালাম যে,' রাতের মধোই আমার বান্াদের নিয়ে বের হয়ে যাও। তোযাদের 
পশ্চাদ্ধাবন করা হবে ।” 

৫৩, ইত 8 

৫৪. এবং 2 ‘এরা অতি অল্প সংখ্যক লোক, 


ASA a Tn Pn ae Da Dre Nn A 


ন 


টন 


১০১০০ 
সিসি 


১) 


দতস 


) 


ll 


৬. 


এ 
ক লিউ বা পে 


রি 


সরা আশ- ৪ ২৬ ১৭ পারাঃ ১৯ 
2855555525---ত-2557--হ--555-0--ত-55-86--০- 


রর 2 w 271৩ পর্ণ bb 232° 222 পাতা পো 

৬৪ 1০৮ P2৬ 5 ৬১১১> ASR রা চি 

- উদ্যানসমূহ হতে ০০৮১ এভাবে সদা-সর্তক একটিদর্ল অবশ্য নিশ্চই এবং 
আমরা 


নর 

৫ IRD LS 
LO Peet 5 ১৮০ 5 62০ ৪ 

টি 2 
না (হতে) ও = বন-ভাভার এবং প্রস্ববণসমূহ ও 
2 22 ১ 227247 ৬ 5 2 ৮1৮০৫ 
ডি UM 2 ১৯০ ৪৩2৮2) 2 (5১ 
সূর্যোদয়কালেই তাদেরকে তারা অতঃপর তার আমরাউত্তরাধি 
তি ১৮৫ শা ৩১৪ A ঢা জন 
রে 22 
৪05৩৩ ঠা (৪৬৯০ তূণ! IE ২ ৬ 95 ডঃ 
ধরা পড়ে গেলাম অবশাই নিই মূসার সাথীরা বলল কে উভয়ে অতঃপর 
3) কু৩ ৫ টি 2 পার পা 2৬ টি 


২৯১৬ ০ UL ০ Ge GL OE 


যা চার ভিনি আমাকে লী আমাররব আমারনাথে নিক্য়ই কক্ষণন৷ (মূসা) 


ইপাঠালাম = 


৫ রি তির স্পা) 2১০০) তত uf ৩5৫ 


প্রত্যেক সপ পে তোমার লাঠি আঘাতকর যে মূসার 


“© Cd নি CH 5989 ১১৪ উ 52 


নাদের সেখানেই মরার এবং পর্বতের মত যেমন 


৫৬. আর আমরা এমন একটি দল, উস 
৫৭-৫৮. এভাবে আমরা তাদেরকে তাদের বাগ-বাগিচা, ঝর্ণাধারা, ধন-ভান্ডার এবং তাদের অতীব উত্তম ঘর- 
বাড়ী হতে বের করে আনলাম । 

৫৯. এ হল তাদের সাথে, আর (অপরদিকে) বনীইসরাঈলকে আমরা এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে 
দিলাম। 

৬০. ভোর হতেই এ লোকেরা তাদের পশ্চাদ্ধাবন শুরু করল। 

৬১. উভয় দল যখন মুখোমুখি হল তখন মূসার সংগী-সাথীরা চিৎকার করে বলে উঠল,“আমরা তো ধরা পড়ে 
গেলাম!” 

৬২. মূসা বলল,“কক্ষণো না আমার সংগে রয়েছেন আমার রব । তিনি অবশ্যই আমাকে পথ প্রদর্শন করবেন।" 
৬৩. আমরা মূসাকে অহীর মাধ্যমে নির্দেশ দিলাম “সমুদ্রের উপর তোমার লাঠি মারো” । সহসা সমুদ্র দীর্ণ- 
| বিদীর্ণ হয়ে গেল এবং তার প্রত্যেকটি অংশ এক একটি বিরাট পর্বতের মত হয়ে দাঁড়াল । 

টা] ৬৪. SASS bs ls Md CAML Heda BASSE A 


সি 


মি 


সূরা আশ-শু'আরা ২৬ ১৮ পারাঃ ১৯ 


পে 


০৮৫ 


এ 


[সস্তা AK. HK) 


SENSES SS 


Ny 3 


#22 পাও 


SGD Li % টা HES : 
শুনাও আর মেহেরবান পরাক্রমশালী ডি তোমাররব নিশ্চয়ই এবং 
পণ 22224, 2 254 
Le 5 : 
র তারজাতিকে র 
রা ই 
১১৮০ (কিছু) মূর্তির 
82৫ চর হে ঘাটি পণ ৩০ 2 


০ ১৮/%৪ ১। AILS 5 \© OPUS ১1 


ক্ষতি করতে পারে অথবা তোমাদেরকে উপকার অথবা! তোমরাডাক যখন 
করতেপারে 


৬৫. মূসা ও সেই সব লোককে যারা তার সংগে ছিল আমরা বাচিয়ে নিলাম। 

৬৬. আর অপর দলকে ডুবিয়ে দিলাম। 

৬৭. এই ঘটনায় একটি নিদর্শন রয়েছে। কিন্তু এদের মধ্যে অনেক লোকই তা মেনে নিতে প্রস্তুত নয়! 

৬৮. আর সত্য কথা এই যে, তোমার রব মহা পরাক্রমশালী এবং করুণাময়ও। 

ককুঃ ৫ 

৬৯. আর তাদেরকে ইবরাহীমের কাহিনী শুনাও। | 

৭০. যখন সে তার পিতা ও তার জাতির নিকট জিজ্ঞাসা করেছিল “এই জিনিসগুলো কি তোমরা যার পূজা 
করছ?” 

৭১, তারা জবাব দিল,“কিছুসংখ্যক মূর্তি, যেগুলোর আমরা পূজা করি, তাদেরই সেবায় আমরা আত্মোৎসর্গ করে 
আছি?” 

৭২. সে জিজ্ঞাসা করল ,“এরা কি তোমাদের ডাক শুনতে পায় যখন তোমরা তাদের ডাক? 

৭৩. কিংবা এরা কি তোমাদের কোন উপকার বা অপকার করতে পারে?” 


Cl আশ-শু'আরা ২৬ ১৯ পারাঃ ১৯ 


Ee) 


La, 


Ps fala Sh Se ts 30 


4 পা এটিও |e পর্ণ পার 
1৩44 /১৫০ 5% 
এরূপই আমাদের বাপ রা 
দাদাদেরকে 
223 2 
BO 93৩৩ 
তোমরা পৃজা করে আসছ (খগুলোকে) তোমরা তবেকি 
যার (ভেবে) দেখেছ 
পা তে পা ওঠ পরঠিরঠ 


৯৩৬ ৫১৬১৩৩৯। 

সুতরাং (যারা)অতীত হয়েছে 

/ 25৮৮ (৩ 7 ১৮ 12 55২৫ 

5 ৮ AGN 58৩25 ৮৪১ 2৬ GY 
রা তিনিই এবং সাং ঃ 

i VY 22 

১ ১৫১ ১৯৪১ 


ইরানের নি আমি পীড়িতহই যখন এবং আমাকে পান করান 


সি 3১9 8520 Ge 


৭৪. তারা উত্তরে বলল,“না, আমরা বরং আমাদের বাপ-দাদাদেরকে এরূপই করতে দেখেছি" । 

৭৫-৭৬. এই কথা শুনে ইবরাহীম বলল, তোমরা কখনো চেক্ষুমেলে) এই জিনিসগুলো দেখেছ কি যেগুলোর 
বন্দেগী তোমরা ও তোমাদের অতীতের পূর্ব পুরুষরা করে আসছ? 

৭৭. এরা সবাই তো আমার দুশমন, কেবল রব্বুল আলামীন ছাড়া, 

৭৮. যিনি আমাকে পয়দা করেছেন, এবং অতঃপর আমাকে পথ প্রদর্শন করেন, 

৭৯. যিনি আমাকে খাওয়ান ও পান করান। 

৮০. আর যখন রোগাক্রান্ত হয়ে পড়ি তখন আমাকে আরোগ্য দান করেন, 

৮১. যিনি আমাকে মৃত্যু দিবেন এবং পরে আবার জীবন দান করবেন; 

৮২. আর যার নিকট আমি আশা পোষণ করি যে, বিচার দিনে তিনি আমার ক্রটিসমূহ মাফ করে দিবেন।” 


সূরা আশ-শু' আরা ২৬ ২০ - শসা ১৪ 


2০-০০-০০০৯ ১১৯১২ ০০১০০০০০2১০: লা: 
a 5 ‘ ৫ ৬ 

Ft DG সা £ ৬১ 
SiS ০৮০০ ৩৫১৯৩ £ ৫ 3 2 hie টু 
রে সৎকর্মশীলদের সাথে ০2০ _ ও জ্ঞান-বুদ্ধি আমাকে দানকর pe রা রর 
ডে 
০ 2 1 হু পা i ১৩ 2775 রণ ্ 
at 

2 পরবর্তীদের মধ্যে? সত্যকার খ্যাতি আমাকে দাও এবং |: 


Mo 


জান্নাতের উত্তরাধিকারীদের অন্তর্ভুক্ত আমাকে কর এবং 


হা (৮ ছা 
5 0৯০ 75 JOEL ও ৫ ৩6 ©) 0৯) ১৪ 


রত) 
হে 
Al 

৯৬১. ৮ 

XN 
টু 
গর 


রর 
b 
র্‌ 
1. 


ba hh 
৬ * 
৪) 
3 
o£ 
টা 
\ 
নি 
Ln 
৬. 
6 
i 
৬ 
গেসে OB. «OC ORE CCR পেলে শপ 


সস 


৪০0৫৫ 


সস সস সস, 


ছু 


সস 


৮ 


৮৩. (অতঃপর ইবরাহীম দো'আ করল) “হে আমার রব, আমাকে সত্যকার জ্ঞান-বৃদ্ধি দান কর। আর আমাকে 
নেককার লোকদের সাথে মিলিত কর। 

৮৪. আর পরবর্তী লোকদের মধ্যে আমাকে সত্যিকার খ্যাতি দান কর। 

৮৫, আমাকে নে'আমত ভরা জান্নাতের উত্তরাধিকারীদের মধ্যে শামিল কর। 

৮৬. আরো নিবেদন এই যে, আমার পিতাকে মাফ করে দাও, নিশ্চয়ই সে গোমরাহ লোকদের একজন ৷ 

৮৭, আমাকে সেদিন লাঞ্ছিত করো না ৷ যখন সব মানুষকে পুনরুজ্জীবিত করে উঠানো হবে; 

৮৮যখন না ধন-সম্পদ কোন কাজে আসবে, না সন্তান-সন্ততি; 


ছে, 
han 


0০4 


EG cE br on ১ পসেশ OL 


পু ৮৯. কেবল সেই ব্যক্তি উপকৃত হবে যে প্রশান্ত অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে।" 

2 ৯০. -(নেদিন১০) জান্নাতকে পরহেযগার লোকদের নিকট নিয়ে আসা হবে। 

৯ i 
টু ১০. এখান থেকে ১০২ নং আয়াত পর্যন্তকার ভাষন হযরত ইবরাহীম (আঃ)-এর উক্তির অংশ নয়; বরং | 


রি আল্লাহতা'আলার পক্ষথেকে হযরত ইবরাহীম (আঃ)-এর উক্তির উপর বৃদ্ধি করে বলা হয়েছে। 
লু EC RR RE EP SRS TR 2 হজ 


সূরা আশ-শু'আরা ২৬ 


নিক 55 5 


উন্ুক্তবরাহবে এবং 


রে 
রি ৮৫ পা ১০2৫ 222 রা 


৫ ৩2৯) ও ১১, ৩৬১৩২ 


সে তল 


ff OB ON 


তোমরাইবাদতকরতে নার কোথায় 


FEY 
La, 


উপ 


০ ১ ৮ টা দহ ক 23 5 | পণ ১০ টি র্‌ 
১৮ 2002 ls ৮১ ১ + SS Urs শা 
৮4 বিভ্রান্তদেরকে ও তাদেরকে তারঘ্তে তাদেরকেঅতঃপর আত্মরক্ষাকরতেপারে অথবা 
টা (কি) 

ডি পার্ট 2৩টি পাও ৩টি রণ 


০ 
37526 


শি পা ১৮ কে 
৫) ৩ ৯৯৮০০৯ 


/2. 
aA 
* ঝগড়া করতে থাকবে তারমধ্যে 


১৩ 2০ 


সুতরাং (আজ) 
নাই 


০০৫০7৫১7474 


৯১. আর দোযখকে উনুক্ত করে ধরা হবে বিভ্রান্ত লোকদের সামনে, 
৯২. আর তাদেরকে জিজ্ঞাসা করা হবে,“এখন তারা কোথায়, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত 
করতে? 

৯৩. তারা কি তোমাদের কোন সাহায্য করছে ,কিংবা নিজেরা আত্মরক্ষা করতে পারে?” 
৯৪-৯৫. পরে সেই মা'বুদ ও এই বিভ্রান্ত লোকেরা আর ইবলীসের সৈন্য-সামন্ত-সকলকেই তারমধ্যে উপরে- 
নীচে ঠেলে দেয়া হবে। 

৯৬. সেখানে তারা সকলে পরষ্পর ঝগড়া করবে আর এই বিভ্রান্ত লোকেরা (নিজেদের মা'বুদদেরকে) বলবে, 
৯৭. “আল্লাহর শপথ, আমরা তো সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত ছিলাম, 

৯৮. যখন আমরা তোমাদেরকে রব্বুল'আলামীনের সমান মর্যাদা দিচ্ছিলাম । 

৯৯. আর সেই অপর্লাধী লোকেরাই আমাদেরকে এই গোমরাহীতে নিক্ষেপ করেছে। 

১০০. এখন না আমাদের জন্যে সুপারিশকারী কেউ আছে। 


LAB RB) 


এ 


লস সদন 
হে 


সূরা আশ-শু'আরা ২৬. ২২ 


ৰণ oh | 

9 ৮৩ ৪৫ ১ 
নীরা আমাদের জন্যে অতএব - সৃহদয় 

(ফিরেযাওয়া) (সম্ভব হতো) যদি 

০1৫ রর 1 2 
৮৮৪৯) ৬১১ ০১3 
নিদর্শলঅবশাই এর ৯ 


6৩. পার 2) পার শি পরত 


১0 5৪৮ ৫ ১ 56 Gye 


5১2 ৩৩৪৫ 


Sf নটি ০৪০০ 


১০১. আর না আছে কোন দরদী বন্ধু । 

১০২. হায়, আমাদেরকে যদি আবার একবার ফিরে যাবার সুযোগ দেয়া হত, তবে আমরা মু'মিন হতাম!” 
১০৩, -নিশ্চয়ই এতে এক বড় নিদর্শন রয়েছে১১ । কিন্তু এদের অধিকাংশ লোকই ঈমান আনবে না। 
১০৪. সত্যিই তোমার রব মহা পরাক্রমশালী এবং দয়াবানও। 

কুকুঃ৬ 

১০৫. নূহের জাতি নবী-রসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে। 

১০৬. স্বরণ কর, যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিল,“তোমরা কি ভয় করলা? 

১০৭. আমি তো তোমাদের জন্যে এক আমানতদার রসূল । 


১১. অর্থাৎ হযরত ইবরাহীম (আঃ)-এর কাহিনীর মধ্যে । 


দেল 


ca 


PC nS 


পপ দে UNCC 


সূরা আশ-শু'আরা ২৬ পারাঃ ১৯ 


525 ৯০১ OOO 
| রে z ১৮5 
গা নো মি Se না আর পির 


148 2417 


৫ 2D FS) G2 ০১০১ 02 


নু নি বিশ্বগতের রবের নিকট এব্যতীত আমারগ্রতিদান নাই প্রতিদান কোন 
৫1০০৫ রা PAA ০ এত্ত 2 7 ৫৮৩5 

3 ৩৬০১ ৩৬ ৩০৮19 ১22৮ 2 Hl 
i কি 


সি 
সি 


পা ১০৯22 


(৩0858052877 


iM a 
রা Ry 
8 a 
if an 
জে Io 
ন রঃ 
ta x 
EE 

a 

চি 


১০৮. অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য করে চল। 
১০৯, আমি এই কাজে তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। আমাকে প্রতিদান দেবার দায়িত তো রব্বুল 
আ'লামীনের। 

১১০. অতএব তোমরা আল্লাহকে ভয় কর আর (নিঃশক্কচিত্তে) আমার আনুগত্য কর”। 

১১১. তারা জবাব দিল, “আমরা কি তোমাকে মেনে নিব? অথচ নিকৃষ্টতম লোকেরাই তোমার আনুগত্য গ্রহণ 
করেছে” । 

১১২. নূহ বলল “আমি কি জানি, তাদের আমল কি রকম £ 

১১৩. তাদের হিসেব নেয়ার দায়িত্ব তো আমার রবের উপর রয়েছে। হায় তোমরা যদি কিছুটা বৃদ্ধি প্রয়োগ 
করে কাজ করতে ! 

১১৪. আমার কাজ এ নয় যে, যারা ঈমান আনবে তাদেরকে আমি বিতাড়িত করব। 

১১৫. আমি তো শুধু স্পষ্ট ভাষায় সাবধানকারী ব্যক্তি মাত্র” । 

১১৬. তারা বলল, “হে নূহ, তুমি যদি বিরত না হও তাহলে ভাগ্য-বিপর্যস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।” 


::-7777712--71-8 


15242-6-2 


(‘ul ‘un mlm NCR RE On «ml ‘me অত্র অল 


ভি 


বা 


পুতুল হত TRB AG HE RSE BEA UMA ADA AAAS EEE SEN Un wd nem Sb OM 


সূরা আশ-শু'আরা ২৬ 


টি পরটিতে A হত টিলা এ 
৮৪০ ৫৫365543৫৩৫ $) ৩ 
ও সুতরাং আমাকে অস্বীকার আমার জাতি নিই হেজাঁনার (নূহ) 
আৰে ফয়সালাকর রব বলল 
2l2702d7 / টা 2র্ত পে 3,04 4 
৫৯১৪০৬০৩2৮1 92 (2০ ৬০ ১ ৬৯৪৩ এ 
রি সর টু 


শা NH 


১১৭. নূহ দো'আ করল,“হে আমার রব আমার জাতির লোকরা আমাকে মিথ্যা সাব্যস্ত করেছে। 

১১৮. এখন আমার ও তাদের মধ্যে তুমি চূড়ান্ত ফয়সালা করে দাও এবং আমাকে ও আমার সংগে যেসব মু'মিন 
রয়েছে তাদেরকে মুক্তি দাও” । | 

১১৯, শেষ পর্যন্ত আমরা তাকে ও তার সংগী-সাথীদেরকে একটি ভরা নৌকাতে বাচিয়ে দিয়েছি১২। 

১২০. এবং এরপর অবশিষ্ট লোকদেরকে ডুবিয়ে মেরেছি। 

১২১. নিঃসন্দেহে এতে একটি নিদর্শন রয়েছে; কিন্তু এদের মধ্যে অনেকেই মেনে নিতে প্রস্তুত নয়। 


১২. ভরা নৌকা অর্থাৎ সেই নৌকা যা ঈমান আনায়নকারী মানুষ ও সেই সকল পশু দ্বারা ভরা হয়েছিল যাদের 
এক এক জোড়া সংগে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছিল। সূরা হৃদের ৪০নং আয়াতে এ বিষয়ের উল্লেখ 
করা হয়েছে। 


রত 


ON 


১ রি পরও ০০ রি 


2) 2০০৬৬ দত ১0385 


আল্লাহকে তোমরা অতএব ৬ চি দেহ 
| জন্যে আমি 


লে 1521 রি. লু 


তর ০১৫০৫ টে টিটি টা 2 


৩৮৮৩ ১৫৮৯ 


১২২. আর আসল কথা এই যে, তোমার রব মহা শক্তিশালী এবং দয়াবানও । 

রুকুঃ ৭ 

১২৩. ‘আদ জাতিও নবী-রসূলগণকে মিথ্যা সাব্যস্ত করেছে। 

১২৪. স্বরণ কর, যখন তাদেরকে তাদের ভাই হুদ বলল,“তোমরা কি তয় কর না? 

১২৫. আমি তোমাদের জন্যে একজন আমানতদার (বিশ্বস্ত) রসূল ৷ 

১২৬, অতএব তোমরা আল্লাহকে ভয়কর এবং আমার আনুগত্য কর। 

১২৭. আমি এই কাজে তোমাদের নিকট হতে কোন পারিশ্রমিক পেতে চাই না। আমার পারিশ্রমিক তো 
বববুল'আলামীনের যিম্মায় রয়েছে। 

১২৮. তোমাদের এ কি অবস্থা, সব উচ্চস্থানেই যে অর্থহীনভাবে স্মৃতি চিহ্তরূপে ইমারত রচনা করছ? 

১২৯. আর বড় বড় দালান-কোঠা নির্মাণ করছ, যেন তোমরা চিরদিনই এখানে থাকবে ! 


সূরা আশ-শু'আরা ২৬ ২৬ পারাঃ ১৯ 


এ? পা - ব্য হা _ যা?’ এ দি ০ হক অ যদ অ _ এ এয? আচ, 
ও 


01৬ HIS ৩০৫৫০ রো হি 


ও আল্লাহকে পি ৪৮৬ 87 যখন এবং 


GSN 156 


6) ১6৬১০ 


GC 


গতর ০ 


225 


সু 


পর 
% ন! 4 Fh 2৮7 
Al £৫৮০ রি 2:66 ভালা রত APL ৰ রঃ 
ALE Eo 92 S22 oi EE ২১ রর 
We তারা বলল কঠিন রী দিনের বি IY টা টু 
ন্‌ Zw a HA ও IAA (5 ত 
টু | ৬০5 ৬৪৩ 


0 


Lo) 
nt 


CnC 


nO) 


I, 
0" 


2 


22 


তাকে তারা শেষ পরস্ত টা 


লে 


মিথ্যা সাব্যস্ত করল 
233002 LU রর ৫101 on 231247 
টু? ১6 ৩০৮৪০ ৬১১0 ols ৬ | 
তাদের অধিকাংশ. ছিল না কিন্তু অবশ্যই এর মধ্যে ০:১৮ তখন 18 


2% 


© 4% 


ঈমানদার, 


১৩০. আর যখন কাউকে পাকড়াও কর তখন অত্যাচারী হয়েই কর! 
১৩১. অতএব তোমরা আল্লাহকে ভয় কর ও আমার আনুগত্য কর । 
১৩২. ভয়কর তাকে যিনি তোমাদেরকে সেই সব কিছুই দিয়েছেন যা তোমরা.জান। 
১৩৩. তিনি তোমাদেরকে জন্তু-জানোয়ার দিয়েছেন, সন্তান-সন্ততি দিয়েছেন। 
১৩৪. বাগ-বাগিচা দিয়েছেন, আর ঝর্ণা-প্রস্রবণ দিয়েছেন । 

১৩৫. তোমাদের ব্যাপারে আমি এক অতি বড় দিনের আযাবের ভয় করছি” । 
১৩৬. তারা জবাব দিল,“তুমি নসীহত কর আর না কর, আমাদের জন্যে সবই সমান । 

১৩৭. এ সব (কথা বলা)তো পূর্ববর্তীদের স্বভাব । 

১৩৮. আর আমরা আযাবে নিমজ্জিত হবার লোক নই” । 

১৩৯. শেষ পর্যন্ত তারা তাকে মিথ্যা সাব্যস্ত করেছে এবং আমরা তাদেরকে ধ্বংস করে দিয়েছি। নিঃসন্দেহে 
১৬১০১০১১১০-১০১৯৯১১১০১১৪১০২৭৪ 
2১১১5 22৯০-৯2-55 > BC NS we a mB, DC a mE NC BAS Ea a a 


৮৮৮ 


ie 


ea Pe Cr সরস CN LOPE 


ETS 


PSD OOO 


সূরা আশ-শু'আরা ২৬ ২৭ পারাঃ ১৯ 
টপ toa dt RR RRR 0, OS OOO NEO OE ORR PR 
| 


2 রা রর বা 7 / Ts 
ELH ots %) 52 OD OL Hk 
মিখ্যারোপকরে ক পরাক্রমশালী অবশাই তোমাররব, নিশ্চয়ই আর 

ছিল 


শ্রঃ 


6 22224 224 AL E2222 2 
7৮৮০ PR P@ ০৩ ১১০ ০১৯১ ১০১ 
নাকি সালেহ তাদেরই ভাই তাদেরকে বলেছিল (শ্বরণকর) রসূলদেরকে সামূদজাভি 
যখন 
৪ ৫4554 তি St PH, Er LL 
০০ 1৮:0৩ ০ ৬:১৪ ০৮) ৫ (316 URS 
আল্লাহকে অতএব বিশ্বস্ত রসূল তোমাদের নিশ্চয়ই তোমরা করবে ভয় 
জন্যে 


আমি 
2 ১৮ 2 তত হি Ld 282 রং 
Xi [ 
৬) ০১ (৩০ 2 ৬০ রগ ১৩ ১৯০৪ AB 
নয় প্রতিদান কোন এরজন্যে তোমাদের(নিকট) না এবং আমারতোমরা আর 
আমি চাচ্ছি আনুগত্যকর 


2৬ পে 2৫5৫ ৮ 220০1] হা 9৫002 ব্ 704 
শু ৮0 ৬১৯১৩ ১১ (4৮৯) (5) 
যা কিছু (তা সবের) তোমাদেরকে কি বিশ্বজাহানের রবের নিকট এব্যতীত আমাব প্রতিদান 
মধ্যে ছেঁড়েরাখাহবে (অন্যকারো নিকট) 


52522 


সস আলে 


শে 


সিল a nN 


25955 


ts 


চি 


॥ পা ৪ 
রন 52454 ৫ ৫ রি ৮ WA \ if bb: 
DED 26 ৬১৮ ১ ত (3 ৩ ৬০ ৬৪৩ রঃ 
ও (েত-খামারের. এবং প্রশ্রবন সমূহের ও বাগ-বাণিচার মধ্যে নিরাপদে এখানে টঃ 

ke 
৮ 


ছু 


এ] 


১৪০. আর সত্য কথা এই যে, তোমার রব প্রবল পরাক্রমশালী এবং অতিশয় দয়ালুও ৷ 
ক্কুঃ ৮ 
১৪১. সামূদ জাতি নবী-রসূলগণকে মিথ্যা সাব্যস্ত করল। 
১৪২. স্মরণ কর, যখন তাদের তাই সালেহ তাদেরকে বলল,“তোমর! কি ভয় কর না? 
১৪৩. আমি তোমাদের জন্যে এক আমানতদার রসূল । 
১৪৪. অতএব তোমরা আল্লাহকে ভয় কর ও আমার আনুগত্য কর । 
১৪৫. আমি এ কাজে তোমাদের নিকট কোনরূপ পারিশ্রমিক চাইনা । আমার পারিশ্রমিক রব্বুল'আলামীনের 
যিম্বায় রয়েছে। 
১৪৬. তোমাদেরকে কি এখানে যা কিছু আছে সে সব জিনিসের মধ্যে এমনিই,নিশ্চিন্তে থাকতে দেয়া হবে? 
১৪৭. -এইসব বাগ-বাগিচা ও ঝর্ণাধারা, 
১৪৮, এইসব ক্ষেত-খামার ও খেজুর বাগান, যার ছড়াগুলো রসে ভরা? 


প্লেন 


2০2০ 


0) 


দু 


গে 


দি 


ot 


পেজ) 


ESS 2০০০০22 


সূরা আশ-শু'আরা ২৬ ২৮ পারাঃ ১৯ 
০ ORC CCC WC YE nC PC KC Cw (ERC el nC mlm on 


C2 0 & ঠা চুলের (৩) ১৪০৩ 5 
হাডরসমূহের 


০ 


৫ EL [A / [d 22d 220 2৫14 
Al 1১১5 স) 5 Ou ৯9] ১ 2০৩) 152 
আদেশের আনুগত্য করো না অর আমার আনুগত্যকর ও আল্লাহকে ০১ 


(oa Sd Mo oo 


3 3 0239 ও ৬: 0541৬ CI 
| = আর পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টিকরে যারা সীমলংঘনকারীদের 


৩ শ ১১০০০ 5 ৬ ৫) 2৬9 ০৮৮2 
তুমি নও 


“যাদ্খস্তদের অন্তর্ভুক্ত তুমি মূলতঃ তারাবলল ৮০৪৮৮ 


১০ 


৬৬ ্ রর 2 2 ৪৮৮ । সে পপ 
ভ ০৪৮০ 92 ৩৩) HL 5৬8 YS 
সত্যবাদীদের অর্ততভূক্ত তুমিহও যদি রি 


০8 


RO RX 


টি 


পপ) 


5 


UE OC COE 
টে 


' ১৪৯. তোমরা পাহাড় খোদাই করে অহংকার বশে তাতে ইমারত নির্মাণ কর। 
১৫০. আল্লাহকে ভয়কর এবং আমার আনুগত্য কর। 

১৫১. সেই সীমালংঘনকারী লোকদের আনুগত্য ও অনুসরণ করো না, 

১৫২. যারা যমীনে বিপর্যয় সৃষ্টি করে এবং কোনরূপ সংঙ্কার-সংশোধন করেনা ।” 

১৫৩. তারা জবাব দিল,“তৃমি তো নিছক একজন যাদুগস্ত ব্যক্তি। 

১৫৪. তুমি আমাদের মতই একজন মানুষ ছাড়া আরতো কিছুই নও পেশকর কোন নিদর্শন, যদি তুমি সত্য 

হয়ে থাক” । 

১৫৫. সালেহ বলল,এই উদ্ত্রী একদিন তার পানি পানের পালা নির্দিষ্ট, আর একদিন তোমাদের সকলের পানি 

পানের জন্যে পালা নির্দিষ্ট । 

১৫৬. তাকে তোমরা কখনো EE TU ETT SE 

CREE LL A CL RK LK CK A RE SR RK LA aR 


LCE 


| 


OT 


০ 


দহন 


টিপিপি 


করবে”। 


রা ২৯ পারাঃ ১৯ 
পি তে 2 


রত ছ ্ 648৫৯ 


আযাবে তাদেরকে ১১০ 


521৫ / ৰ 
35028 ১ ৩৪ 
ঈমানদার তাদেরঅধিকাংশ 
৫০৮ রে 


28৫৬ 2১ দো পে ৫) &) 


জাতি অল করেছিল মেহান পরাক্রমশালী অবশ্যই তোমাররৰ নিই 


te 


৮58৫৫ G2 332370 33d Ld ৮১০ ৮৩ 232 
$ 0585 J by রি ০৪ 08 £ তি 
তোমরা ভয় করবে নাকি লুত রা তাদেরকে বলেছিল মি রসূলদেরকে 
শু ১৮৮৭5 5 Co 29) 12 


আমার আনুগত্য কর ও আল্লাহকে তোমরা অতএব ৩ নট বা দি 


G+ 2 (১৪ 4255 Fe 22 


তি নাই পারির্মিক কোন এরজন্য শো) না আর 


সস 


তির ঠা 


সেন্স SOY 


[555 


সি 
সি 


নর 


5 1) 


৩৫৮০ 


25 


- ১৫৭. কিন্তু তারা উহার পায়ের রগ কেটে দিল এবং শেষ পর্যন্ত লজ্জিত ও অনুতপ্ত হল। 
১৫৮. তাদের উপর আযাব আসল। নিশ্চয়ই এতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশই মেনে নিতে 
প্রস্তুত নয়। 
১৫৯. আর প্রকৃত অবস্থা এই যে, তোমার রব মহা পরাক্রমশালী. এবং দয়ালুও। 


রুকুঃ ৯ 
১৬০. লৃতের জাতিও রসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে। 

১৬১. স্বরণ কর, যখন তাদের ভাই লূত তাদেরকে বলেছিল, “তোমরা কি ভয় কর না? 

১৬২. আমি তোমাদের জন্যে এক আমানতদার রসূল । 

১৬৩. অতএব তোমরা আল্লাহকে ভয়কর ও আমার আনুগত্য কর। 

১৬৪. আমি এই কাজে তোমাদের নিকট কোন পারিশ্রমিকের দাবী করছি না। আমার পারিশ্রমিক তো আল্লাহর 
যিশ্মায় রয়েছে। 


JO Rn I REL CC REC CR RE IEC RE KC CRC KC Cn nC EC en CS 


গ্রে নেনেছে 


পিপল শি 


aC 


7; 


সূরা আশ-শু'আরা ২৬ ৩০ পারাঃ ১৯ 
[Fa TT SEE সে কেদে: 


31৩) OBE 
পুরুণঘদের(নিকট) ভোমরা কি 
গমনকরছ 


rs 5 34৫৫ ৫ 03998 


বরং চি ৫০৪ ০৯৪ যা তোমরাপরিহার 
করছ 


৫৫ ৪ 2 এ25 4 9০2৩৬ 4 
_ৰিরতহও না অবশাই তারাবলল সীমালঙ্গনকারী রর 
0 ৮৮৪ 0) ০৬৪০১ 


১757 ৬ (ঘৃত) বহিষ্কেভদের 


0052 


পপর) 


nn 


৮ টা 


টি পাবা পর টা 22৮ 
| পঠা 2 4৩৪১০ ০৮৩০ ৩৩৪ (215 


চলে চি ও তাকে অতঃপর তারা করছে (ভাহে ১১ ও 
(একযোগে) আমরারক্ষাকরলামু 
Ces 12 £€ 5৪৩৫ 


৩৩৪১১ UA; SOG (162 3) 
ং এরপর পশ্চাৎঅবস্থানকারীদের (সেছিল) একবৃদ্ধা ব্যতীত 
অন্তর্ভূক্ত (তার স্ত্রী) 


Pr সসে সি 


Cn nn 


পেগ 


গে 


১৬৫. তোমরা কি দুনিয়ার সৃষ্টির মধ্যে পুরুষদের নিকট গমন কর, 

১৬৬. আর তোমাদের স্ত্রীদের মধ্যে তোমাদের রব তোমাদের জন্যে যাকিছু পয়দা করেছেন তা পরিহার করছ? 
বরং তোমরা তো সীমা-ই লংঘন করে গিয়েছ!” 

১৬৭. তারা বলল, “হে লৃত, তুমি যদি এসব কথা হতে বিরত না হও তাহলে যারা আমাদের লোকালয় হতে 
বহিষ্কৃত হয়েছে তোমাকেও তাদের অন্তর্ভুক্ত হতে হবে”। 

১৬৮. সে বলল,“তোমাদের কার্যকলাপে বীতশ্রদ্ধ যারা আমি তাদের অন্তর্ভুক্ত । 

১৬৯. হে পরোয়ারদেগার! আমাকে ও আমার পরিবার-পরিজনকে এই লোকদের অপকর্ম হতে মুক্তি দাও" ৷ 
১৭০. শেষ পর্যন্ত আমরা তাকে ও তার পরিবার-পরিজনকে বাচিয়ে নিলাম । 

১৭১. -নেই বৃদ্ধা ব্যতীত যে পিছনে পড়েথাকা লোকদের মধ্যে ছিল১৩। 

১৭২. আর অবশিষ্ট সব লোককেই আমরা ধ্বংস করে দিলাম, রি 


গু 


সন 


14556 


গু 


এ 
ৃ 
ন্‌ 
3 
I 
8 
33 
রর 


চুসে 


8১25১222১5০: 


এআ আর এছ এ আআ আর আহ আজ আহ আট আজ আঃ আস স 


6) © Cio) Eo SI EE ০ (৮521 


পা 


করেছিলাম 
29 22 ? Zl Vl 28 
ass এ ও ঘি 423) ১১ এ 
ঈমানদার তাদের অধিকাংশই ছিল না আর ৮ এর ধ্য 


আছে 
sia Er ৮5৫ ৮৫৮ 
০০) WUE S25 হন] 8 
আইকার অধিবাসীরাও নি মেহেরবান পরাক্রমশালী 


রর রর টি সা 
05885 শট ৬৪ পঞ্চ 0 ৭2 


না কি ু'আয়েব তাদেরকে বলেছিল (শ্মরণকর) 


, যখন 
tt 233224 পা ৬ 2৫1৫ G2 f 
OURS 2 2115৬ ৫৩65, 
১৮৪৪০৮৪৮, ও আযাব তোমরা অত্র বিশ্বস্ত 
hd 2৫৮৫ ACK 
১১/%5 5) ৫১ তা ৩ de ৫ 
প্রতিদান কোন ছন মে না আর 


৫৩5 


8৫82 


১৭৩. গত 


হল। 
১৭৪. নিশ্চিত এতে এক নিদর্শন রয়েছে। কিন্তু এদের অধিকাংশ লোকই তা মানতে প্রস্তুত নয়। 
১৭৫. অথচ প্রকৃত ব্যাপার এই যে, তোমার রব মহা পরাক্রমশালী এবং দয়াশীলও। 


কুকুঃ ১০ 


১৭৬. আইকাবাসীরা১৪ রসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করেছিল। 

১৭৭. স্মরণ কর, যখন শু'আয়ব তাদেরকে বলেছিল,“তোমরা কি ভয় কর না? 

১৭৮, আমি তোমাদের জন্যে একজন আমানতদার বসূল। 

১৭৯. অতএব তোমরা আল্লাহকে ভয় কর ও আমার আনুগত্য কর । 

১৮০. আমি এই কাজে তোমাদের নিকট হতে কোন পারিশ্রমিকের দাবীদার নই'। আমার পারিশ্রমিক তো 
৯ 


আহা ছা আগ ০ Mn ৰড 


NL 


GOT 


(RD 


CO PD 


সেল 


0 


05576702058 


সপ Or Ca CE CCC সস সপ CEC CnC CNL 


DD 


এ 


সূরা আশ-শু'আরা ২৬ তর পারাঃ ১৯ 


LE ৪৮ 15৩3 ) & 9 


এবং বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে পৃথিবীর মধ্যে অনিষ্টকরো না আর তাদের জিনিষগুলোকে 


5 ORC OG CDR RR, EDO PEE EVE : 
2 (৫:25 পপ 5 রথ ৮ 
Ouse 5 ১৪9 ) ৫ 15] 
মাপে কর্ম দানকারীদের bl তোমরা হয়ো না ও তোমরা পূর্ণদাও 
0৫৯ 242 8 রত 2 2 AA 
| Lami ৯) ১০০৪ ০১৬৪৩ 1৮) ৬ 
দ] লোকদেরকে তোমরা কমদেবে না আর সঠিকভাবে দাড়িপাল্পায় ১127 
lk 


১০১০ 


দের :52216 22 ৮ 2 2 2 2 
0 ৫259 3 ও ত) 152 


তারাবলেছিল পূর্ববর্তী . বংশধরদেরকেও ও তোমাদেরকে সৃষ্টি 


পি 


মানুষ 
Zr AYA না রি ৮5 ২ 5522 
(7 05 ৮৪৩ $ 0251 ০৮ ৬৬৪১ ৩1 এ 
একটুকরো আমাদের উপর ফেলাও অতএব অবশ্যই তোমাকেআমরা নিশ্চয়ই সার 
চা ৬ wu 
58 ৫ তে 2 2 / | 
0৬ 6 LS ১৬০ (৩০ 55$ ৪) রি (৩৪. 
যি (শু'আয়েব) অরন্তভূক্ত তুমিহও যদি ১129 
বলল 


১৮১. ওযনের পাত্র পুরাপুরি ভরে দিও, কাউকে ওজনে কম দিওনা । 
১৮২. সঠিক দীড়িপাল্লায় ওজন কর, 

১৮৩. লোকদেরকে তাদের মাল কম দিও না । যমীনে বিপর্যয় সৃষ্টি করে বেড়িও না। 

১৮৪. আর সেই সত্তাকে তয় কর যিনি তোমাদেরকে এবং বিগত বংশধরদেরকে পয়দা করেছেন” । 

১৮৫. তারা বলল,” তুমি একজন যাদুগ্রস্ত ব্যক্তিমাত্র। 

১৮৬. আর আমাদের মতই একজন মানুষ ছাড়া কিছুই নও, আর আমরা তো তোমাকে পরিফার মিথ্যাবাদী মলে 
করি। 

১৮৭-তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের উপর আকাশমন্ডলের এক টুকরা নিক্ষেপ কর”। 

১৮৮, শু'আয়ব বলল,“আমার রব জানেন, তোমরা যা কিছু করছ” । 


১১১১১১১১১১১ 


রসদ DEN ER DEON OEE OEE DOE OEE 


DE 


DOR 


নিদর্শন 


5৮৫ bd / 


02১৩ 2) ৪৫৯ HA) 5 ৬৬ E 


নাধিলকরা অবশ্যই তা নিশ্চয়ই এবং মেহেরবান পরাক্রমশালী yl তোমাররব নিশ্চয়ই আর 


রেগে rr Cen Cr Ce dL রি 
চি 


১৮৯. তারা তাকে অমান্য করল । শেষ পর্যন্ত ছায়াওয়ালা মেঘাচ্ছন্ন দিবসের আযাব তাদের উপর এসে 
পড়ল১৫ | আর তা খুবই ভয়াবহ দিনের আযাব ছিল। 

১৯০. নিশ্চয় এতে একটি নিদর্শন রয়েছে। কিন্তু এদের অধিকাংশই মানতে প্রস্তুত নয় । 

১৯১. আর প্রকৃত কথা এই যে, তোমার প্রভু মহাপরাক্রমশালী এবং দয়াবানও। 


সিসি সে, 


রুকুঃ ১১ 
১৯২. এটা রব্বুল 'আলামীনের নাযিল করা জিনিস১৬। 


৪৮] 


তল 


১৫. এই শব্দগুলি থেকে এ কথা বুঝা যায় যে- যেহেতু তারা আসমানী আযাব চেয়েছিল, এ জন্যে 
আল্লাহতা আলা তাদের উপর এক মেঘমালা পাঠিয়েছিলেন । আযাবের বৃষ্টি তাদেরকে পূর্ণরূপে ধ্বংস করে 
না দেয়া পর্যন্ত এই মেঘ-তাদের উপর ছত্রাকার প্রসারিত ছিল। এ কথাও লক্ষ্যণীয় যে হযরত শু'আয়ব 
মাদইয়ানের প্রতি প্রেরিত হয়েছিলেন এবং আইকার প্রতিও । এই দুই জাতির উপর আল্লাহর আযাব দুই 
ভিন্ন রূপে এসেছিল। 

১৬. অর্থাৎ এই কুরআন যার আয়াত শোনানো হচ্ছে। 


30 


শট 


নে 


মিসস সিসি 


ৰ ৰ 
oe চিনে 


সূরা আশ-শু'আরা ২৬ ৩৪ নু পারাঃ ১৯ 


SC ats Sec, Sal Ss Sa Da Ss Cs SC Sy Bs SC ts 50, NOG 3. ats Sal, ss Sm Ly He BOND র্‌ 


১৯৩-১৯৪. এটাকে নিয়ে তোমার দিলে আমানতদার রূহ ১৯৭ অবতরণ করেছে, যেন তুমি সেই লোকদের মধ্যে 
শামিল হতে পার যারা (আল্লাহর তরফ হতে সব মানুষের জন্যে) সাবধানকারী । 

১৯৫. স্পষ্ট ও পরিষ্কার আরবী ভাষায় । 

১৯৬. আর আগেরকালের লোকদের কিতাবেও (এর উল্লেখ) রয়েছে ৯৮, 

১৯৭. (আর এও) যে,বনী-ইসরাঈলের আলেমরা এটা জানে ১৯? এটা কি তাদের (মক্কাবাসীদের) জন্য কোন 
নিদর্শন নয়? | 


* অর্থাৎ জিব্রাইল (আঃ)। : 
. অর্থাৎ এই যেকের, এই অহী-অবতরণ এবং এই এলাহী তালিম পূর্ববর্তী আসমানী কিতাব গুলিতেও বর্তমান | 
ছিল। , 
, অর্থাৎ বনী ইসরাঈল কওমের আলেমরা এ কথা জানে যে- পবিত্র কুরআনে যে শিক্ষা দেয়া হয়েছিল তা ঠিক || 
সেই শিক্ষা যা পূর্ববর্তী আসমানী গ্ৰন্থসমূহে দেয়া হয়েছিল । তারা বলতে পারে না যে পূর্ববর্তী গ্রন্থসমূহের |8 
শিক্ষা এর থেকে ভিন্ন ছিল। রর নর 


ৃ 
ৃ 
ৃ 


0 0 G0 sO G0 S00 


Coals ৩৫ yu "পারা ১৯ 


24/ পু / 272 / 21367 ০৭ টু 


৩:৯১ ০০১ 


১৪ 


4 পি 


ce যতক্ষণনা তারপ্রতি তারা ঈমানআনবে লা অপরাধীদের 


ডি ৫2 তরে 6219) 


টেরও পাবে তারা যখন অন্তরে রা অতঃপর “নারে 
তর ১1255 Al রা © ৫ 0742 ৪2১৫ ১ 2825 
* আমাদের Ca | ৬ আমাদেরকে 


22129. 


টা Ed = 


( বহু) বছরেরও 


১৯৮. এবং তা যদি আমরা কোন অনারব ব্যক্তির উপরও নাযিল করতাম 
১৯৯, এবং সে তাদেরকে এটা অর্থাৎ এই কালাম পড়ে ২০ শুনাতো, তাহলেও তারা তা মেনে নিত না। 
২০০. এমনিভাবে আমরা একে (নসীহত) অপরাধীদের দিলের উপর দিয়ে চালিত করেছি। 
__ ২০১. জরা এর প্রতি ঈমান আনবে না, যতক্ষণ না কষ্টদায়ক আযাব দেখবে। 
২০২. পরে তাদের অজ্ঞতসারে যখন তা তাদের উপর এসে পড়বে। 
২০৩. তখন তারা বলবে ,“এখন কি আমাদেরকে কিছুটা অবকাশ দেয়া যেতে পারে ।” 
২০৩. তবে কি তারা আমাদের আযাব পাবার জন্যে তাড়াহুড়া করছে? 
২০৫. তুমি কি কিছু ভেবে দেখেছ? আমরা যদি এই লোকদেরকে বহু বছরও অবকাশ দিই 


২০. অর্থাৎ এ জিনিস সত্যপস্থীদের হৃদয়ে যেভাবে অবতীর্ণ হতো সেভাবে তাদের মধ্যে আত্মার শাস্তি ও 
হৃদয়ের আরোগ্য রূপে অবতীর্ণ হতো না । বরং উত্তপ্ত লৌহশলাকার মত তাদের অস্তররের মধ্যে এমন ভাবে 
তা প্রবেশ করতো যে তারা চরম অস্থির হয়ে পড়তো, এবং বিষয়-বন্তুর উপর চিন্তা করার পরিবর্তে তা 
খন্ডন করার জন্যে হাতিয়ার ঢুড়তে লেগে যেতো । 


জজ আছ আছ ক্স EOE EEE বু তে ত সজ অ ত - জত জা জজ থা আআ. আআ HN 
চি টি জজ হি শু জু এজ হাজত ভাজ আজ আজ. জজ শ, মস ০১ জজ ml পে ২,২২২ un শন দিন তি ৬ 


রঃ ও ৩ (6১3 ৮৪ ও এ হের 
যাকিছু দির উপকারে অলৰ নি তাদ্রেরকে ভয় দেখান হচ্ছে ১ আসে 
৪ 22 25 
শি ৮৫৫৪ 2০ 


উপভোগ 
সতর্ককারীরা ৮8 কোন আমরাধ্বংস না আর তারা 
(এসেছে) সি করেছি করত 


9১৮56) এ) 60225 2 ৬ ৬৯৬৮ 


শয়তানরা জর্নিয়ে অবতীর্ণহয়েছে না এবং 2555 
RY ১১৮2৮ রি ৮ 


৮৮ (১০ ১৩৩১ ৰে 5 


A ;  তার৷ সাম'র্থরাখে 3 6 ভে না আর 


55 


পণ ৯০টি 229 2 তাঁর 


শে 


২০৬. এবং তার পরও সেই জিনিসই তাদের উপর আসে যার ভয় তাদেরকে দেখানো হচ্ছে 

২০৭. তাহলে তারা যে জীবিকাসামগ্রী লাভ করেছে তা তাদের কোন্‌ কাজে লাগবে ? 

২০৮-২০৯. (লক্ষ্যকর) আমরা কোন জনপদকে ধ্বংস করিনি, যতক্ষণ পর্যন্ত তাদের সাবধানকারী লোক 
নসীহতের দায়িত্ব পালনের জন্যে বর্তমান ছিল না। আর আমরা যালেম ছিলাম না। 

২১০. ইহাকে অর্থাৎ এই সুস্পষ্ট বর্ণনাদানকারী কিতাব) শয়তানরা নিয়ে অবতীর্ণ হয়নি। 

২১১. এ কাজ তাদের শোভা পায় না। আর তারা এ কাজ করতেও পারেনা । 

২১২. তাদেকে তো এটা শ্রবণ হতেও দূরে রাখা হয়েছে ২১। 

২১৩, অতএব হে নবী, আল্লাহর সাথে অপর কোন মাবুদকে ডেকো না; অন্যথায় তুমিও শাস্তিপ্রাপ্ত লোকদের 


অৰ্ন্তভুক্ত হবে। 
২১৪, নিজের নিকটতম আত্মীয়-স্বজনকে ভয় দেখাও, 


BAB টি নিও নি TB LAM মতি te AM. KS) 
HCC ৮3 


BID, 
98558 
) আআ) টা) আ। জং হা, RM জু) জা, জা, জা। জা |, 


LM, 1 রে) হা) হা) হা, ডা, জা, জা, জা) ভা, ) 


২১. অর্থাৎ যে সময় এই কুরআন রসূলুল্লাহর (সঃ)-উপর নাযিল হতে থাকে সে সময় শয়তানরা তা শুনতেই তন 
পারে না; তার উপর কি জিনিস অবতীর্ণ হচ্ছে -তাদের পক্ষে- একথা জানতে পারা তো দূরের কথা! 


Gs Sn at, DC, Sn, SC SC Sa ss els SC al Le A Me A) 


mB 
সি 


oy আশ-শু'আরা ২৬ | ৩৭ পারাঃ ১৯ 


৬৫১৪৪ < রি 5) oD 


(অর্থাৎ) তোমার 


২ HAA চি CL 
' ভরঘাকর এবং fm ভে) চি নে 
PA: 2০৩ 


8 OPS: 
ও তুষিদাড়াও 


921 


৩2০ 
রড & (৫১4 ৫ 59534 4 4 gf 0৫ 


৩৫৯৬ 5 চ্যা 52290 62৫8 টা 


জান আর কান (শয়তানের (যারা) রি ভা 
কথায়) পেতেরাখে গা 


বি 
নি 
a 
CE 
ul 
Lt 
জা 
= 
সা 
Lt 


লহ | ২১৫. এবং ঈমানদার লোকদের মধ্যে যারা তোমার অনুসরণ করে তাদের সাথে নস ব্যবহার কর। 
£8; ২১৬. কিন্তু তারা যদি তোমার না-ফরমানী করে তাহলে তাদরকে বলে দাও, তোমরা যা কিছু করছ আমি তার 
| জন্যে দায়ী নই । 
|. ২১৭. আর সেই মহা শক্তিশালী ও দয়াময়ের উপর ভরসা কর। 
| ২১৮. যিনি তোমাকে সে সময়ও দেখতে থাকেন যখন তুমি দাড়াও ২২। 
|: ২১৯. আর সিজদায় অবনত লোকদের মধ্যে তোমার গতিবিধির উপর দৃষ্টি রাখেন। 
পট ২২০. তিনি সব কিছু শুনেন ও সব কিছু জানেন। 
| ২২১ হে লোকেরা, আমি কি তোমাদেরকে বলব, শয়তান কার উপর অবতীর্ণ হয়? Ne 
২২২. তারা প্রত্যেক জালিয়াত পাপিষ্ঠের উপর অবতীর্ণ হয়ে থাকে। 
২২৩. শুনা কথা লোকদের কানে ফুকতে থাকে; আর তাদের অধিকাংশই মিখ্যাবাদী হয়ে থাকে ২৩। 


॥ জজ) হা) ভাত জে) জে, হে | । জা, টো) জা হো, চে) BEDE, জি জি, 


» জাত জে আজ) হা) ALES, EA, 


২২. ওঠার বা দাড়ানোর অর্থ রাত্রিতে নামাযের জন্যে ওঠাও হতে পারে, আবার রেসালতের কর্তব্য পালন করাও 
হতে পারে। 


সূরা আশ-শু'আরা ২৬ ৩৮ 


৮ 2 


কাজ করে ও 


22552 ৬ ১০ 
যা এরপরে 


জানবে এবং মুলম করা 
টি হয়েছে 


২২৪. আর কবিদের -২৪ কথা! তাদের পিছনে চলে বিভ্রান্ত লোকেরা । 

২২৫. তোমরা কি দেখ না যে, তারা প্রতিটি প্রান্তরে বিভ্রান্ত হয়ে ঘুরে মরে 

২২৬. এবং এমন সব কথা-বার্তা বলে, যা তারা নিজেরা করেনা। . 

২২৭. সেই লোকেরা ছাড়া যারা ঈমান এনেছে, আর নেক আমল করেছে এবং আল্লাহকে খুব বেশী বেশী স্মরণ 
করেছে; আর তাদের উপর যখন যুলুম করা হয়েছে তখনই শুধু তারা প্রতিশোধ গ্রহণ করেছে ২৫ ॥ আর.যালেম 
লোকেরা শীঘ্র জানতে পারবে যে, তারা কোন পরিণতির সম্মুখীন হচ্ছে ২৬। 


ন| ২৪. তারা নবী (সঃ)-কে যে কবি বলতো এও হচ্ছে তার জবাব। 


২৫. এখানে কবিদের প্রতি উপরে বর্ণিত সাধারণ নিন্দাবাদ থেকে সেই কৰিদেরকে বাদ দেয়া হয়েছে যাদের. 
মধ্যে চারটি বৈশিষ্ট বর্তমানঃ ১.সে মুমিন হবে ২.নিজের বাস্তব জীবনে সৎ হবে ৩. প্রচুর পরিমানে আল্লাহর 
যেকেরকারী হবে এবং ৪. সে নিজের স্বার্থের জন্যে কারো দুর্ণমি বা ব্যঙ্গ-বিদ্রুপ করেনা । অবশ্য যালেমদের 
মুকাবেলায় হককে সাহায্য করার প্রয়োজনে সে যবান দ্বারা সেই কাজ নেয় একজন মুজাহিদ তীর ও 
তরবারী দ্বারা যে কাজ করে। ূ 

. এখানে যুলমকারী অর্থে- সেইসব লোকেরা যারা হককে, ন্যায় ও সত্যকে নীচু করে দেখানোর জন্যে নিতান্ত 
হঠকারীতার সঙ্গে- নবী করীমের (সঃ) প্রতি কবি, কাহেন, যাদুকর ও পাগল হওয়ার অপবাদ দিয়ে 
বেড়াচ্ছিল- যাতে অনভিজ্ঞ লোকেরা তার দাওয়াতের প্রতি খারাব ধারণা পোষণ করে ও তার শিক্ষার দিকে 


সূরার দ্বিতীয় রুকূর চতুর্থ আয়াতে 541০1) এর উল্লেখ রয়েছে। সূরার নাম এ থেকেই গৃহীত 
হয়েছে। অর্থাৎ এ সেই সূরা, যাতে ০/৯/| এর কাহিনী বর্ণিত হয়েছে, কিংবা যাতে 'আন-নামল' শব্দ রয়েছে। 


নাধিল হওয়ার সময়-কাল 


মক্কী জীবনের মধ্যবর্তী সময়ে অবতীর্ণ সূরাগুলির সঙ্গে এ সূরার বিষয়বস্তু ও বর্ণনাভংগীর পুরোপুরি মিল 
রয়েছে। হাদীসের বর্ণনা হতেও এর সমর্থন পাওয়া যায়। ইব্‌নে আব্বাস (রাঃ) ও জাবের ইবৃনে যায়েদ (রাঃ) 
বর্ণনা করেছেন, 'প্রথমে সূরা 'শৃ'আরা' নাযিল হয়েছে এরপরে “আন-নামূল' এবং তারপর 'আল-কাসাস'। 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


এ সূরায় দুটো ভাষন আছে। প্রথম ভাষণ সূরার শুরু হতে চতুর্থ কুকুর শেষ পর্যন্ত । আর দ্বিতীয় ভাষণ পঞ্চম 
রুকুর গুরু থেকে সূরার শেষ পর্যন্ত । প্রথম ভাষণে বলা হয়েছে যে, কেবল সে লোকেরাই কুরআনের প্রদর্শিত | 
পথ গ্রহণ করতে এবং এর প্রদত্ত সুসংবাদসমূহ পাবার অধিকারী হতে পারে যারা এ কিতাবের উপস্থাপিত | 
মহাসত্য সমূহকে মৌলিক সত্যরূপে মেনে নেবে এবং মেনে নেবার পর নিজেদের কর্মজীবনেও তার আনুগত্য ও |} 
অনুসরণের পন্থা গ্রহণ করবে। কিন্তু এ পন্থা গ্রহণের ক্ষেত্রে সর্বাপেক্ষা বড় বাধা হচ্ছে পরকালের অস্বীকৃতি। | 
কেননা পরকালকে অস্বীকার করলে মানুষ দায়িত্হীন, নফসের দাস এবং বৈষয়িক জীবনের জন্য পাগলপারা | 
হয়ে যায়। অতঃপর মানুষের পক্ষে আল্লাহর সামনে নতি স্বীকার করা এবং স্বীয় নফসের লালসা-বাসনার উপর 
নৈতিক বাধ্যবাধকতা আরোপ করা অসম্ভব হয়ে পড়ে। এ প্রাথমিক আলোচনার পর তিন প্রকারের 
লোক-চরিত্রের দৃষ্টান্ত পেশ করা হয়েছে। 


প্রথম দৃষ্টান্ত হচ্ছে ফেরাউন, সামৃদ জাতির সরদার ও লূত জাতির আল্লাহদ্রোহী লোকদের চরিত্র। পরকাল 
অস্বীকৃতি এবং নফসের দাসতৃই তাদের কর্মতৎপরতার সারকথা ৷ কোন নিদর্শন দেখেও তারা ঈমান আনতে 
প্রস্তুত হত না। শুধু তাই নয়, যারা তাদেরকে কল্যাণ ও মংগলময় পথের নির্দেশ করতো তাদেরকেও দুশমন 
বলে মনে করত তারা নিজেদের সব রকমের দুষ্কৃতি ও অনাচারের উপর মজবুত হয়েছিল, যদিও তার জঘন্যতা 
সম্পর্কে কোন বুদ্ধিমান মানুষেরই মনে একবিন্দু সন্দেহ থাকতে পারে না। তারা এতদূর গাফিল হয়ে ছিল যে, 
আল্লাহর আযাব এসে তাদেরকে গ্রাস করার পূর্ব মুহূর্ত পর্যন্তও তাদের ইশ হয়নি। 


ঘিতীয় প্রকারের দৃষ্টান্ত হল হযরত সুলায়মান (আঃ)-এর । আল্লাহ তাকে এত সম্পদ, রাষ্ট্র-ক্ষমতা ও প্রভাব- 
প্রতিপত্তি দান করেছিলেন যে, মক্কার কাফের সরদাররা তা ধারণা-পর্যস্ত করতে পারতো না। কিন্তু তা সত্বেও 
যেহেতু আল্লাহর নিকট জবাবদিহি করার অনিবার্ধতার তীব্র অনুভুতি তার ছিল এবং তিনি যা কিছু লাভ 
৬485188557১ 8 


উন ভি SA ST 


করছিল এ নারী । এর নিকট সে সব উপাদান বর্তমান ছিল যার ফলে যে কোন লোক দান্তিকতায় নিমজ্জিত হতে 


পারে। মানুষ সাধারণত যেসব জিনিসের কারণে গৌরব ও অহংকারে মেতে ওঠে, তা আরবদের তুলনায় তার 


ছিল কয়েক লক্ষ গুণ বেশী। তা ছাড়া সে ছিল এক মোশরেক জাতির লোক | যেমন পিতৃপুরুষের অন্ধ. 
অনুসরণের কারণে, তেমনি নিজের জাতির লোকদের উপর স্বীয় আধিপত্য অক্ষুন্ন রাখার জন্যেও শিরক-এর ধর্ম .. 


ত্যাগ করে তওহীদী দ্বীন কবুল করা তার পক্ষে অত্যন্ত কঠিন ছিল । অধিকন্তু একজন সাধারণ মোশরেক ব্যক্তির 
অপেক্ষা এ যে অধিকতর কঠিন ছিল, তা না বললেই চলে। কিন্তু. প্রকৃত সত্য যখন তার নিকট সুষ্পষ্ট হয়ে 
উঠল, তখন তা কবুল করতে কোন বাধাই তাকে বিরত রাখতে পারল না, কেননা তার গোমরাহী ছিল শুধু এক 
মোশরেক জাতির পংকিল পরিবেশে লালিত-পালিত হবার কারণে । লালসার দাসত্ব ও নফসের গোলামির কোন 
রোগই তাকে আক্রান্ত করেনি, আল্লাহর নিকট জবাবদিহি করার তীব্র অনুভূতি তার মনকে সব সময়ই কাতর 
করে রাখতো । 

তৃতীয় ভাষণে সর্বপ্রথম বিশ্ব-প্রকৃতির কতিপয় সুষ্পষ্ট ও দৃশ্যমান মহাসত্যের দিকে ইংগিত করে মন্ধার 
কাফেরদের নিকট একের পর এক প্রশ্ন করা হয়েছেঃ বল, এ সব মহাসত্য কি শিরক্‌ প্রমাণ করে- যাতে 
তোমরা নিমজ্জিত হয়ে আছ, না এক আল্লাহর তওহীদের সাক্ষ্য দেয়, যার দা'ওআত কুরআন মজীদে তোমাদের 
নিকট পেশ করা হচ্ছে? অতঃপর কাফেরদের আসল রোগ নির্দেশ করে বলা হয়েছে, যে জিনিসটা তাদেরকে 
অন্ধ বানিয়ে রেখেছে, যার কারণে তারা সবকিছু দেখতে পেয়েও কিছুই দেখেনা, সবকিছু গুনতে পেয়েও কিছুই 
শুনেনা- সে রোগ হচ্ছে পরকাল অস্বীকার করা । এই পরকাল অস্বীকৃতিই তাদের জীবনের কোন এক বিষয়েও 
কোনরূপ বুদ্ধিমত্তার পরিচয় বাকী রাখেনি। কেননা তাদের মতে যখন শেষ পর্যন্ত সবকিছু মাটিতে মিশে 
একাকার হয়ে যাবে এবং বেষয়িক জীবনের সমস্ত তৎপরতা একেবারে নিষ্ফল হয়ে যাবে তখন মানুষের কাছে 
হক ও বাতিল সমান হয়ে যায়। তার জীবন-ব্যবস্থা ন্যায় ও সত্য আদর্শের উপর প্রতিষ্ঠিত কি না, সে প্রশ্ন 
তাদের নিকট কোন গুরুত্ব লাভ করতে পারে না। 


কিন্তু এ আলোচনার উদ্দেশ্য নৈরাশ্য সৃষ্টি নয়। এও নয় যে, এরা-ধখন চরম গাফিলতিতেই নিমজ্জিত হয়ে 

আছে তথন এদের দা'ওআত দেয়াই অর্থহীন। না, উদ্দেশ্য তা নয়। আসলে গাফিলতিতে নিমজ্জিত 

মানুষগুলোকে জাত ও সচেতন করে তোলাই এর মূল লক্ষ্য। এ কারণে ষষ্ঠ ও সপ্তম রুকুতে পর পর এমন সব 

কথা বলা হয়েছে যা লোকদের মনে পরকালের অনুভূতি তীব্রভাবে জাগিয়ে দেয়। এ বিষয়ে গাফিলতি বিলম্বিত 

হলে তার পরিণাম যে অত্যন্ত মারাত্মক হবে তাও বলে দেয়া হয়েছে। এ দিনের আগমন সম্পর্কে তাদের মনে 

. এমন এক দৃঢ় বিশ্বাস জাগিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে, যার দরুন মানুষ নিজের চোখে দেখা সত্যকে অপর 
মানুষের নিকট- যারা তা দেখেনি- স্পষ্ট করে তুলতে চেষ্টা করে। 


উপসংহারে কুরআনের আসল দা'ওআত -এক আল্লাহর বন্দেগী গ্রহণের দা'ওআত অতীব সংক্ষেপে অথচ 
অত্যন্ত জোরালো ভাবে পেশ করে লোকদেরকে সাবধান করা হয়েছে। বলা হয়েছে, এ কবুল করা তোমাদের 
নিজেদের জন্যে কল্যাণকর, আর এ প্রত্যাখ্যান করা তোমাদের নিজেদের জন্যেই ক্ষতিকর । একে মেনে নেবার 
জন্যে যদি তোমরা সে সব নিদর্শন দেখার অপেক্ষায় বসে থাকো ষা সামনে উপস্থিত হবার পর না মেনে কোন 
উপায়ই থাকে না, তাহলে মনে রেখো, তা হবে চূড়ান্ত ফয়সালা গ্রহণের অস্তিম মুহূর্ত । তখন এ মেনে নিলে তার 
কোন ফলই পাওয়া যাবে না। 


5 শশা 


ন্‌ 
অজ 
চা 


55858৮785৮5 ভি ভান স্তন 


৭ তার রুকু (সংখ্যা) ৯৩ তার আয়াত(সংখ্যা) 


468৯1 — PMI 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে(শুরু করছি) 


J 2 1১522 511 7 শা 
৮ ৬৫৯৮০ ০১৬ রি ৬1) ৬১1 ৬৬৩ ৩ ০৮ 
কিতাবের 


ও কোরআনের আয়াতসমূহ এই 
পট 2৪১০০ তি) ৫৮১, 2৮ ॥ ?% 
LOE LD OO ৫১৯৪ 
কায়েমকরে যারা মু'মিনদের জন্যে সুসংবাদ 


6) ©0335 26 ING ০85 8৮ 
নিশ্চয়ই দৃঢ়বিশ্থাস রাখে তারা আখেরাতের উপর তারা এবং যা 


তাও ৬ 


১৫5৫1৮5৫55৫ OL রত 3 পে ৯2 ৯৫ % 
৫, ৮৪৩৮ ৮৫ ৩৪১ ১১৯১৩ ৩৮৮, ১ Ui 
ফলে ০:১০ তুদের সর কটা বিশ্বাস করে না. যারা 


b পাগলা 
০০৮৫৪ 


বিভ্রান্তিতে ঘ্বুরেবেড়াচ্ছে টা 


১. ত্বা-সীন। ইহা কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত ১। 


| ২. ইহা হেদায়াত ও সুসংবাদ সেসব ঈমানদার লোকদের জন্যে, 


৩. যারা নামায কায়েম করে ও যাকাত আদায় করে; আর তারা এমন লোক পরকালের প্রতি যাদের পরিপূর্ণ 


বিশ্বাস রয়েছে। 
৪. ্রকৃত কথা এই যে, যারা পরকালকে মানেনা তাদের জন্যে আমরা তাদের কাজকর্মকে চাকচিক্যময় বানিয়ে 


দিয়েছি; এ কারণে তারা বিভ্রান্ত হয়ে ফিরছে। 


অর্থাৎ এই কিতাবের আয়াতগুলো যা নিজের শিক্ষা, নির্দেশাবলী ও হেদায়াতকে সম্পূর্ণ স্পষ্ট-পরিফার রূপে 
বর্ণনা করে। 


শব্দার্থ করঃ-৬/৬ 


HEAL 


01) ES ৩) ৰ ০১৩১/৯৯১। ১ $% 


কোরআন অবশ্যই সর্বাধিক ক্ষতি গ্রস্ত তারাই চির 
is লাভ করছ rT (হেনৰী) 


(৬৮০ 003 ES) On ঢু ৩ 


মূসা বলেছিল (ম্মরণকর) 
যখন সিন 


51 ০১ পর্ণ 5৬ নিচ A 
৩ ০ ৮196 
ood ° 


ই অথবা তিক 


নে Ld 
সেখানে সে আসল অতঃপর আগুন পোহাতেপার তোমরা যাতে অঙ্গার 
যখন 


পা পার ওর 5৮ ত 


৫. এরা সেই লোক, যাদের জন্যে অত্যন্ত খারাব, শাস্তি রয়েছে । আর পরকালে এরাই সর্বাধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত 
হবে। 

৬. আর (হে নবী!) নিঃসন্দেহে তুমি এই কুরআন: এক সুবিজ্ঞ ও সর্বজ্ঞানী মহান সত্তার নিকট হতে লাভ 
করছো। 

৭. (এই লোকদেরকে সেই সময়ের কাহিনী শুনাও,) যখন মূসা তার পরিবার-পরিজনকে বলল,“আমি আগুনের 
মত কিছু দেখতে পেয়েছি আমি এখনই হয় সেখান.হতে কোন খবর নিয়ে আসছি; কিংবা কোন অংগার আহরণ 
করে আনছি, যেন তোমরা তাপ গ্রহণ করতে পার ।” 

৮. সেখানে পৌছিলেই আওয়াজ আসল “মুবারক সে, যে এই জ্যোতির মধ্যে রয়েছে, আর যে এর চারিপার্শ্বে 
রয়েছে। 


২৯৯১০১৯3৯2০০-৮০2৭:2৯5555252522522৯552৯ ০৪৯৯২ 


সূরা আন-নামল ২৭ ৪৩ 
ARR BR NCO RR CCR তলত 


ডো IOLA 2 


ds 


৬৬৪ 
কি 


ক তা শিক 


যে 
2% 


পোর্ট তার রে £ 
205 


৯. হে মূসা, আমিই আল্লাহ মহাপরাক্রমশালী ও সর্বজ্ঞ। ্‌ 
১০. তোমার লাঠি একটু নিক্ষেপ কর তো!" যখনই মূসা দেখল লাঠি সাপের মত হামাগুড়ি দিচ্ছে তখন সে 
পিছনে ফিরে পালাতে লাগল এবং পিছনের দিকে একবার তাকিয়েও দেখল না। “হে মূসা! ভয় পেওনা, আমার 


নিকট নবী রসূলরা ভয় পায় না কখনো। | 
১১. কেউ কোন কসুর করে থাকলে অন্য কথা । অতঃপর সে যদি অন্যায় কাজের পরে ন্যায় ও সুন্দর কাজের 


দ্বারা (নিজের কর্মকে) বদলিয়ে নেয়, তাহলে আমি ক্ষমাশীল ও মেহেরবান; _ 
১২. এবং নিজের হাতখানা তোমার বক্ষপার্ণে (অর্থাৎ বগলে) ঢুকাও, ঝিকমিক করতে করতে বের হবে 


কোনরূপ অনিষ্টতা ছাড়া । এই (দুটি নিদর্শন) নয়টি নিদর্শনের মধ্যেই শামিল, ফেরাউন ও তার জাতির 
নিকট (নিয়ে যাবার জন্যে)। 


দিদনাবনী 
(৫ 2৯৫৫ পা EI? 4 92 a} AL Zr 22 
5) 1১ ৩১০৩৯৮ ৪ ৫০ ৩১৮০ ৮৯৪ ৩৮৪ 12 Sune 


০০০০০০১১০৪৩ সূল্পষ্ট যাদু এটা তারাবলল উজ্জ্বলহয়ে 


নে 2 62৫ 32 
ও 55 $ ৬ AE ESA 


যুলম তাদের অন্তর গুলো সেগুলো মেনে অথচ 
(কিন্তু অমান্য করল) নিয়েছিল 


1 ওঞ্ 5 6০০১০০০ এত ওর 
ছিল 


আমরা দান নিশ্চয়ই এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম 
করেছিলাম 


Ap A 


) 1 ME OR 
4 ৩৬০ 18228 


বিহিত যিনি bhi সব প্রশংসা ১ 


তি তি 


মু'মিন বান্দাদের মধ্যহতে 


তারা বড়ই দুক্র্মপরায়ণ লোক” । 

১৩. কিন্তু যখন আমাদের সুষ্পষ্ট নিদর্শন সমূহ সেই লোকদের সামনে উদ্ভাসিত হয়ে উঠল তখন তারা বলল, 
“এ তো সুস্পষ্ট যাদু!” 

১৪. তারা সরাসরি যুল্ম ও অহংকারের বশবর্তী হয়ে এই নিদর্শনগুলো অস্বীকার করল; অথচ তাদের দিল এই 
গুলিকে মেনে নিয়েছিল। এখন লক্ষ্য কর, এই বিপর্যয়কারীদের পরিণাম কিরূপ হয়েছে। 


ক্কুঃ ২ 
১৫. (অপর পক্ষে) আমরা দাউদ ও সুলায়মানকে ইলম দান করেছি । তারা বলেছে, “শোকর সেই আল্লাহর 
যিনি তার বহু সংখ্যক মমিন বান্দার উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন।” 


চোতাল তোতা তত মাল লোলা ত তাম মা READ DR OE OR PP 


পাতে এ. 8 


সূরা আন-নামল ২৭ ৪৫ 18 ১৯ 


৮ 24 2 | UE টা a 
৩৯৩০৫ তহারোরেরযেররোতেরেরা 
ভাষা আমাদেরকে লোকেরা হে ৮৮ দাউদের ইয়া বি 


৩৫) 216৩ ৫) ৮৮০৪ EY ৪? 3৬) 


অনুগ্রহ তাঅবশ্যই এটা নিশ্চয়ই নি সৰ 


আমাদেরকে এবং পাখীদের 
এ 


সে সমেত 


(2329 2 পা }24 টং 

cs 5 ১:-> TU Ee রি 9০৮5 

৮৪ তার সৈন্যবাহিনী সুলায়মানের জন্যে ৮ আর সুস্পষ্ট 
পর এত পর এর 


৬9025 ১১ ১8) 2 ০৯১] 


শেষ ভি. লরি 
(রা (বিভব বৃহ) ভাদেরতে ১ রি সত 


GE US SE 5৪915 UE 


হৈ চি ১৯৮ পিলীলিকার উপত্যাকার নিকট 


(9232 ৯4 2 > 
রা ৮১৯৯ ্ ভি ACA ) এ 2521 


সুলায়মান তোমাদেরকে পিষে তোমাদের গৃহসমূহে তোমরা প্রবেশকর 
ফেলে (যেন) 


পর্ণ 2০9০ 2/ ৮ » 
OL ৯ 2 5 


টেরওপাবে না তারা অথচ | 


১৬. আর দাউদের উত্তরাধিকারী হয়েছে সুলায়মান । সে বলল,“হে লোকেরা! আমাদেরকে পাখীর ভাষা 
শিখানো হয়েছে এবং আমাদেরকে সব রকমের জিনিসই দেয়া হয়েছে২ নিঃসন্দেহে এটা (আল্লাহর) সুস্পষ্ট 
অনুখহ”। 

১৭. সুলায়মানের জন্যে জিন, মানুষ ও পক্ষীকূলের সেনাবাহিনী একত্রিত করা হয়েছিল, আর সেই সবকে পূর্ণ 
নিয়ন্ত্রণে রাখা হত। 

১৮. (এক যাত্রায়) শেষপর্যন্ত যখন তারা সকলে মিলে পিপীলিকার প্রান্তরে পৌছল তখন একটি পিপীলিকা 
বলল “হে পিপীলিকার দল। নিজ নিজ গর্তে ঢুকেপড়; এমন যেন না হয় যে, সুলায়মান ও তার সৈন্য-সামস্ত 
তোমাদেরকে পিষে মেরে ফেলে, অথচ তারা তা টেরও পাবে না”। 


(৮:৮2 উঠতি পা Gud MW 
ত (০+) ত 5৮১৯১ ৬৯ 
যাপছন্দকরতুমি (এমন) I করি আমি যেন এবং আমার পিতা 


টি এ মাতার 
রা 2 ৬ পা) পাঠা 
29০১৯৬৮৪১৬৬ ড ৬৬০৯৮ 

রি ৯ A ৮ eo, 
এবং (যারা) তোমারবান্াদের মধ্যে তোমার রহমত 
টা টি ey Aint Bs ৫৮৫ 
৮৫ ্নৈ টা 322 ee (A 2 ৮৫56৫ ELL 
০৬৫ 2৮৩৩৩ ৬.১) UL JIE %5) ৩৩৬ 
সেহয়েছে কি ese দেখছি আমি না ব্যাপার কি বলল অতঃপর 


১৯. সুলায়মান উহার কথায় মৃদৃ হেসে বলল “হে আমার রব, আমাকে নিয়ন্ত্রণ করে রাখ,” তুমি আমার ও 
আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছ আমি যেন তার শোকর আদায় করি এবং এমন নেক আমল করি 
যা তোমার পছন্দ হবে। আর নিজ রহমতে আমাকে তোমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত কর।” 

২০. (ভিন্ন এক উপলক্ষে) সুলায়মান পক্ষীকৃলের অবস্থা পর্যবেক্ষণ করল এবং বলল, “ব্যাপার কি! আমি অমুক 
হুদহদকে দেখতে পাই না কেন, সে কি কোথাও উধাও হয়ে গেছে? 


৩. অর্থাৎ এমন বিরাট শক্তি ও যোগ্যতা তুমি আমাকে দান করেছ যদি আমি সামান্য গাফিলতির মধ্যে পড়ে 
যাই তবে বন্দেগীর সীমা থেকে বহিক্ৃত হয়ে নিজের অহংকারে মত্ত হয়ে না-জানি কোথা থেকে কোথায় 
বয়ে যাব, সেজন্য হে আমার পরওয়ারদেগার! তুমি আমাকে সংযমের সীমার মধ্যে রাখ, আমি বেন তোমার 
নে'আমতের অকৃতজ্ঞ না হয়ে তোমার দানের কৃতজ্ঞতায় নিজেকে প্রতিষ্ঠিত রাখি। 


OAS 


FEELS ৰ্‌ পু ৫ ৫ 46 2৮2৫ 
2১৫১৯) °) ৩৩৬% তের ৬৯৯) 
তাকে অথবা শান্তি ১ তাকে চন 


৬ রর 122 রিয়া 24 
৬৩৪১ 2৮ এ ০৪ ১০৬০) 


ই পি 

অতিঅল্প সময় সি কোনকারণ আমাকে অবশ্যই অথবা 
২ Gt, LOB ৮৪ ৩৫ ১৫০0৫ 
১০ ডিএ ৩2 টি % ৮ ৩৬৮৮০ 
রি রর রর “ রি ফাই অরে আমা ০ 
19 সম্পর্কে আপনার (এবং সরে সে, আ! স্বগত 


5 2 23% 2 Za 2 Re 2% 
০৪ ? ~~ 6174 ৬১৩৬০ 3" ou 


LD 


DO CD COED EN 


₹ তাদেরকে শাসনকরে 


এব 
টে? is রে 


তারজাতিকে (দেখতে 
৮৮১১১ 


g 


১আছে 
5 ET LA ৫ 26 (22922927 
(১১) (9 ৬: $ 2) ১5১ ১৪ ০০০ ৬৮৬০০ 
শয়তান তাদের সুশোভন এবং আল্লাহর পরিবর্তে সুর্যকে '. তারা সিজদা করে 
কাছে করেছে 
৩9 
গু] ২১. আমি ওটাকে কঠিন শান্তি দেব কিংবা যবেহ করব; তাদেরকাজগুলোকে 
শি। নতুবা তাকে আমার নিকট যুক্তিসংগত কারণ দর্শাতে হবে”। 
২২. খুব বেশী সময় অতিবাহিত না হতেই সে এসে বলল, “আমি এমন সব তথ্য লাভ করেছি যা আপনার 
জানা নেই। আমি ‘সাবা’ ৪ সম্পর্কে নিশ্চিত তথ্য নিয়ে এসেছি। 
২৩. আমি সেখানে একজন মহিলা দেখেছি, সে এই জাতির শাসনকত্রী! তাকে সকল প্রকার সাজ-সরঞ্জম দেয়া 
হয়েছে, আর তার সিংহাসন বড়ই মর়াদা সম্পন্ন । 
২৪. আমি দেখলাম যে, সে এবং তার জাতির লোকেরা আল্লাহর পরিবর্তে সূর্যের সামনে সিজদায় অবনত হয়”। 
শয়তান ৫ তাদের কাজ-কর্মকে তাদের জন্যে চাকচিক্যময় বানিয়ে দিয়েছে 


৪. “সাবা' দক্ষিণ আরবের বিখ্যাত ব্যবসায়ী জাতি ছিল যাদের রাজধানী ছিল মারেব(সানআ থেকে ৫৫ মাইল 


দূরে অবস্থিত)। : 
৫. কথার ধরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে- এখান থেকে ২৬নং আয়াতের শেষ পর্যন্ত হৃদহৃদের কথার উপর 


EOL 


tm ‘mun ‘anon: 


SEE HET EET VT NEE Rm) সদ 


Pe Oe a mm Mmmm RE 


KC OCS SR REO RAT STA 


/ নরকের 
TEE 


(সৎ) পথপায় 


BA ১ 


৩০৩ ? ux 
00 58 55 এ 


জলারেন) রা ৫ 


তি নারির রর রে 
মিথ্যাবাদীদের অৰ্ন্তভুক্ত তুমি 


5 25 ০৪ 605 0 


অতঃপর তাদেরহতে সরে দাড়াও এরপর তাদেরনিকট অতঃপর 
লক্ষাকর তাঅর্পণকর 


পর্ণ 22 ০ 


৩) ০১৯৪১) 
SEES 


এবং তাদেরকে সৎ পথ হতে. বিরত রেখেছে। এই কারগে তারা এ সোজা পথটি পায়না। 
২৫, নিবৃত্ত করেছে এজন্যে যেন তারা সেই আল্লাহকে সিজদা না করে, যিনি আসমান ও যমীনের গুপ্ত 
জিনিসগুলোকে বের করেন, আর তিনি সবকিছুই জানেন যা তোমরা খোপন করছ এবং প্রকাশ করছ। 
২৬. আল্লাহ এমন যিনি ছাড়া বন্দেগী পাওয়ার যোগ্য অধিকারী আর কেউ নেই, যিনি মহান আরশের 


অধিপতি ৷ (সেজদা) 
২৭. সুলায়মান বলল, “আমরা এখনই (পরীক্ষা করে) দেখব, তুই সত্য বলেছিস, না তুই মিথ্যাবাদীদের 


অর্তততুক্ত! 
২৮. আমার এই চিঠি নিয়ে যা এবং তা সেই লোকদের নিকট ফেলে দে; পরে আলাদা হয়ে সরে দাড়া এবং 


লক্ষ্য কর, তারা কিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে।” 


সূরা আন-নামল ২৭ ৪৯ পারা; ১৯ 


Pt RRC আসর CnC TB XP WR nC RCE RRR Rn DY ON NDR ON mee, ES EE LEBEN 
প্‌ LL ৩৪ সর 

iE পু BB Ha BG : 
একটি চিঠি হত স্ব নিই সভাসদবৃন্ হে (রাণী চট 
12% 2 6 পা পা2র্ণ 5 2 92 8 
> Zl ৮ 2৮৮ 5 ০ 52 £) 9৫3৮ 
দয়াময় আল্লাহর ৮০৮৬ মি এবং সুলায়মান নু গুরুত্বপূর্ণ | 

3° 2 রে 


SE 6০১৮ 0565৬ শি 


(রাণী)বলল আসবার আমার (নিকট) এবং বিত তোময়ৰিতোৰ (তোরুই)বে মেহেরবান 


৫৮) (৫ ৫ 52 2২928 2৫৮ পের 
28 ৩৫ Ne 62165 0% ৮০) ক 
ফয়সালাকারী জাগি হই না আমার কাজের ব্যাপারে আমাকে অভ্যিত Ue হে 
EEA গা 2৫ রে 


351558 1351 ৬০ 36 ৪৬১৩৪ ৬০ ৪ 
অঅ সি) সণ শর নয সণ 
০০৫15 CHE 9৬) PBS ৪৬৬ ০৮ 


নিদের্শ দিবেন কি ভেবেদেখন তাই আপনারই (সিদ্ধান্তের) তবে রি যুদ্ধ বিগ্রহে 
কাজ 


~~ 
চু 
গ্রে 


CNL KARR CREE 


: ২৯. সত্রাজী ৬ বলল, “হে সভাসদৰৃন্দ; আমার নিকট এক বড়গুরুতবপূর্ণ চিঠি পৌহেছে। 
৩০. 05855875577 

৩১. এতে বলা হয়েছে, “আমার বিরুদ্ধে বিদ্রোহ করো না এবং মুসলিম হয়ে ৭ আমার নিকট উপস্থিত হও ৷” 
ক্ুকুঃ ৩ ূ 
৩২ (চিঠি শুনায়ে) সম্রাজ্জী বলল, “হে জাতির সরদারগণ, আমার এই ব্যাপারে আমাকে পরামর্শ দাও; আমি 
তো তোমাদের সাথে পরামর্শ না করে কোন ব্যাপারেই ফয়সালা গ্রহণ করিনা।” 


৩৩. তারা জবাব দিল, “আমরা বড় শক্তিশানী, লড়াই-সংগ্রামে বিশেষ দৃক্ষ। এখন ফয়সালা খহণের ব্যাপারটি 
আপনার উপরই নির্ভরশীল- কি করবেন, ডি 


rf m ER ‘SIN ‘n mw ME R'm ‘mE 'E nH EH পর 


৮৮:৪০ 


কেরেছ 


TOTO আলে লে ে কে ERE 


সা 2 GIN 25751185 রে 285 $) ৩ 


ও তাবিপর্যস্তকরে কোনজনপদে প্রবেশকরে যখন (রানী) 


পাও 5 তি 26 CE £64 ~ 
90552 ৬১০৫ 52৪০5 ১2 Ha 


তারাকরবে এরূপই আর অপমান তার অধিবাসীদের মর্যাদাবানদেরকে তারাবানিয়ে দেয় 


অপদস্ত 
শট EAA ৫5114 ৮৮৫: পর 224 54 258১, পা 
22 55S 58৬৪? ৮৫) Ane 3৮১ 
তাদেরপ্রতি 


রত 


ফিরে আসে কি নিয়ে লালা অতঃপর উপঢৌকন প্রেরণকারী 27799 
SS 06 ৬৫৩ HE EG ৪০ 


আমাকে তোমরা কি 0] আসল (দূত) যখন অতঃপর 
2224 খর 1) (৫৬ রি 24741 ৮4 
১০ 92 যো 275 201 sl ts 
তোমরা বরং ১১০৭ তারচেয়ে - উত্তম আল্লাহ আমাকে অথচ 

দিয়েছেন “খা ভল দিয়ে 


যা 
১৫৫০ €৫ 2 ঠ 5 পে ৩৮ পাঠে 
EL acd 6 এ 
১১ তাদেরনিকট ফিরেযাও জিপ 
১ (2৬ 24 224 রর 2৫ পে 222 
SENN ৪০৪ 4৩ ৪ 654 ১০৩ 


অপমানিত করে সেখান হতে চি এবং রর বনি লিজার. 
বেরকরবই অবশ্যই শক্তি টি 


2৪876১৫১০৮০ 


ঢ) 


DR) 


KD 


(ln dnl nC ont Onc On CK 


(NY 


৩৪. সম্ান্জী বলল, “বাদশাহ যখন কোন দেশে প্রবেশ করে, তখন তাকে বিপর্যস্ত এবং তার সম্মানিত 
লোকদেরকে লাঞ্চিত ও অপমানিত করে। তারা এরূপই করে থাকে । 

৩৫. আমি এই লোকদের জন্যে একটি উপটৌকন পাঠাচ্ছি, তার পর লক্ষ্য করব, আমার দূত কি জবাব নিয়ে 
ফিরে আসে” । 

৩৬, যখন সে (সম্রাজ্জীর দূত) সুলায়মানের নিকট পৌছিল, তখন সে বলল,“ তোমরা কি মাল-সম্পদ দিয়ে 
আমার সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা কিছু দিয়ে রেখেছেন, তা তোমাদের দেয়া পরিমানের তুলনায় 
অনেক অনেক বেশী ও উত্তম ৷ তোমাদের দেয়া উপঢৌকন তোমাদেরকেই ধণ্য করুক। 

৩৭. (হে দূত!) যারা তোমাকে পাঠিয়েছে তাদের নিকট ফিরে যাও; আমরা তাদের উপর এমন সেনাবাহিনী 
নিয়ে আসব যার সাথে মুকাবেলা করা তাদের পক্ষে সম্ভবপর হবে না এং আমরা তাদেরকে সেখান হতে এমন 
লাঞ্নার সাথে বহিষ্কার করব যে, 


285577৫ 


{9 


0) 


vere 


SCS sR SC SR WR = RT RY 


সূরা আন-নামল ২৭ ৫১ পারাঃ ১৯ 
Cn PRU non Sty nn nn Rn Pata nnn PO PO ROR RRC RC GRRL NRG WCC PCR, WC Am mC RC CR mmm 


৫ ডা EC I 5 ৫১১৯৮ 2 
নু ১০১: হে (সুলায়মান) অপদন্ত (হবে) তারা 
APL, /2 2 De 5৫ রি 2 ৪25৪ 
০৩ ৪৩৮০ G56 5 তরে ৩৪৪ EL 


বলল আত্মসমর্পণকারী আমার কাছেতারা যে তার সিং 
রা সের নে এর ই অর সিনে টু 


a ns 


১ 0 ৫5 2১ 


85 


টসে 


১ 


নেদিব 
০৩ ৪৬৮৩ CH Se 2) 2 5৬৪৫ Ls 


ৰ (এরপর)বলল আমানতদার অবশ্যই এর উপর নিশ্চয়ই এবং আপনার 
বিশ্ব শক্তিশালী আমি bs 


a 


CO OE 


আস 


রা 


সে 


(9) 


তি 


PR 


৫ Sd ৮৫51৫ ৫0৩4৫ ৫১৫ রর 
৬1952 5 ৬6 ১৪৫ ৬৪১ ৩5 ৩ 


তার নিকট রাখা তাসে অতঃপর. আপনার চোখের আপনারদিকে ফিরবে যে 
দেখল যখন পলক 


জে 


সে 
টু 


9 


ক 


(om 


K 


0 


লি 


Ko) 


তে 


তে 
সস 


৮ 


সস 


তারা অপদস্থ হতে বাধা হবে”। 
৩৮. সুলায়মান বলল, “হে সভাসদবৃন্দ! তোমাদের মধ্যে কে তার সিংহাসন খানি আমার সামনে এনে দিতে 


পারে, আমার অনুগত হয়ে আমার নিকট তাদের উপস্থিত হবার পূর্বে” । 

৩৯. এক বিরাটকায় জ্বিন নিবেদন করল, “আমি তা হাজির করব, আপনার এই স্থান হতে উঠে যাওয়ার 
আগেই। তা করার শক্তি ও ক্ষমতা আমার আছে, আর সেই সংগে আমি বিশ্বস্ত আমানতদারও।” 

৪০. কিতাবের জ্ঞানে সমৃদ্ধ এক ব্যক্তি বলল, “ আমি আপনার চোখের পলকের মধ্যেই তা এনে দিচ্ছি” । যখনি 
সুলায়মান সেই সিংহাসনটি নিজের নিকট রাখা দেখতে পেল, চীৎকার করে বলে উঠল, * এ আমার রবের 
অনুগ্রহ, যেন তিনি আমাকে পরীক্ষা করেন যে, আমি (তার জন্যে) শোকর করি, না নেআমত অন্বীকারকারী 
যাই। 


০০ 


ত 
লৈ 


হু 
4৫ 


টে 


af) 


লু 
মস 


সূরা আন-নামল ২৭ ৃ ৫২ পারাঃ ১৯ 
সের লট সের 
as 


13053০০১৯১০5০ 5৯5০৩৯১৯ ০৯১৬০০১ 


১৮৫৮৫১7 
সস) 


নু ৩৪ Ard 0 
a ১৫ 08 

A 0 | 
2 অজ্ঞাতরারে হাজরা) 
ডে (323 2 ট 
2 © ১১৬০১৫2 

টু হেদায়াত পায় না (তাদের) যারা অর্ন্তভুক্ত সেহয় অথবা 

ঞ রর 

33 PEA TAMA EL ৫2 পর্ণ পা ৮2০ HY 

3 © ৯) 56 ৩০ ৮৬৬৯১ 521 U2 ১ 

নি এযেন সেবলল তোমার সিংহাসন এরূপই কি বলাহল (রাণী) হাজিরহল 

ol 


৯০0৮৫ 


ঠ Zr 2 ৮ 2.2 
32 কা ৬৩, 
জ্ঞান 


আমাদের 


৪/8/ 
০ 


দেয়াহয়েছে 


0৮০ 


৬ 22 3 23996 oid 
৫০৩ ৬১১ ৬৪ ৩৬ ৬১% ৩ 
ব্যতীত সে ইবাদতকরত ই 

যা 


গর 


Ey 
52555555525 


৪৮৪৮) 


পরত | 
আর যে শোকর করে, তার শোকর তার নিজের পক্ষেই কল্যাণকর হয়ে থাকে। © ৮৮ 
নতুবা কেউ না- শোকরি করলে আমার রব তো মৃখাপেক্ষীতাহীন এবং স্বতঃই মহান" । 
8১. সুলায়মান বলল৮, “অজ্ঞাতসারে তার সিংহাসন তারই সম্মুখে রেখে দাও; আমরা দেখব, সে সঠিক ব্যাপার 
বুঝতে পারে কি-না কিংবা সে তাদের মধ্যে গন্য হয় যারা হেদায়াত পায়না ।” 
৪২. সম্বাক্জী যখন হাজির হল তাকে বলা হল, “তোমার সিংহাসন কি এ রকমই?” সে বলতে লাগল; “এ তো 
যেন সেটিই । আমরা তো পূর্বেই জানতে পেরেছিলাম এবং আমরা আনুগত্যে মস্তক অবনত করে দিয়েছিলাম 
(কিংবা আমরা মুসলিম হয়েছিলাম)" ৷” 
৪৩. তাকে (ঈমান আনা হতে) যে জিনিস বিরত রেখেছিল তা ছিল সেই সব মা'বুদের ইবাদত, আল্লাহকে বাদ 
দিয়ে সে যাদের বন্দেগী কুরত। কেননা তারা ছিল একটি কাফের জাতি । 


৫১০১০০০০০৮৯ 


সপ 


৮০ 


৯ ৫০১০১ 
ree Cr Car CeO 


Xl এখন সেই সময়ের কথা আরম্ভ হয়েছে যখন সাবার রাণী হযরত সোলায়মান (আঃ)-এর সঙ্গে সাক্ষাতের | 
ন্‌ জন্যে হাধির হয়েছিলেন। রি 
রে ৯. অর্থাৎ এ মো'জেযা (অলৌকিক নিদর্শন) দেখার পূর্বেই সুলায়মান (আঃ) এর যে গুনাবলী ও অবস্থা আমরা. টু 
রি জেনেছিলাম তার ভিত্তিতে আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছিল যে, তিনি মাত্র একজন রাজ্যাধিপতি বাদশাহ নন, | 
পট. তিনি আল্লাহর নবী। টি 
F ) (| 


রুহ তু CR RR KERR HL CR RN KCC AACA LLL ERK KE CRA Kn Ca ah 


” 
9 
9 

এ 


সূরা আন-নামল ২৭ ৫৩ পারাঃ ১৯ 
পু ROR ORC ORG nC, CC OG PC RGR ac RC, OC DGC On. OR OC RCC On OCC 3M aC 0, ond ed nC RC. DC a, nC OOH DRC RC 


Ee 


IDNA পি 29 হি ld ৫১০০ ie 
2১1৮ GG ০ ০) ১৮১ ৬৬ ০ 
তা সেদেখল ০ (এই) প্রাসাদে প্রবেশকর ভাষে বলাহল ® 


সস 


৫ % AA 28222282224 

পু ০0৩ 5 EL ৩ ১ 2৩০ 2৩১০ 
তা ১0৮ তারদুইগোড়ালী হতে উঠাল ও পানির হাউজ তা মনেকরল 
+24 172 28 এপ 2404 5 রে টি৫প ৫ ছিপ 
৮৬ OE ৮ 5 ০ EBB (৩০ ১s Pre 


যুলম করেছি নিশ্চয়ই হে আমাররব (রাণী) স্বচ্ছ কাচ দিয়ে নির্মিত (প্রাসাদের) 
আমি (আজ পর্যস্ত) বলল মেঝে 


MOC 


(0 


2] 6৮5 ৭৫82 we bb Ad dd Bd 2 24 
র্‌ ৬৬ 

IOUS 2D 4, ৬০১৬৪ Fe পতন ১ GE 
} বিশ্বজাহানের (যিনি) আল্লাহর সুলায়মানের সাথে আফিআত্মসমর্পণ আর আমার নিজের 


০8 ২০2৯ 


রব (নিকট) করছি (এখন) (উপর) 
7 2. 2506 394% | FERAL রর / 
১০১ ১৬৮০ ৮১ ১৬ BL EG) UD 


প্রতি আমরা প্রেরণ নিশ্চয়ই এবং 
(এ পয়গামসহ) সালেহকে তাদেরই ভাই সামূদের ছি 


Cs 


৬! 


PRR NH Rx Iw RN HR 


Cone hd 


গে 
চুর 


1, 
ও 


রস 


nn 


( 


EASE 4 24 EX) ££ 74 
৪২:)৪০৯০ 522১১ ১7১৯ 291১৩ 
দুইদলে 


বিতর্ক করতে লাগল 


Ge ml ot on, 


০ 


ie 


88. তাকে বলা হল, “ প্রাসাদে প্রবেশ কর”। সে যখন দৃষ্টিপাত করে মনে করন এটা পানির হাউজ বা 
জলাশয় তখন তাতে নামবার জন্যে সে পায়ের দুই গোড়ালির দিকের কাপড় উত্তোলন করল । সুলায়মান বলল, 
“এ তো কাচের স্বচ্ছ মেঝে" তা শুনে সে চীৎকার করে বলল, “হে আমার রব, (আজ পর্যন্ত) আমি আমার 
নিজের উপর বড় যুলম করতেছিলাম। এখন আমি সুলায়মানের সাথে আল্লাহ রব্বুল 'আলামীনের আনুগত্য 
কবুল করলাম। 


০৮১৪৮ x nn 


ooo wor 006; 


গেল 


8৫. এবং সামুদের প্রতি আমরা তাদের ভাই সালেহকে (এই পয়গাম সহ) পাঠালাম যে, তোমরা আল্লাহর 
বন্দেগী কর, তখন সহসাই তারা দুই কলহমুখর দলে পরিণত হয়েগেল। 


2৪0০০০১০০১০ 


ly ৩৮০৫ 24,24 £ 2% 03 


০ 


চা 2228 


করুণা করাহবে পি শী চিপ 


Hb ডি ও 0 


তোম্মদের মঙ্গলামঙ্গল ৮০] 


তোমারসাথে তাদেরকে 
(আছে) 12 


পর EA 22 ? ১৫ 


১. 6৬ 5 90৮52 ৪৯ 


রা 


৪৬. সালেহ বলল, “হে আমার জাতির লোকেরা, ভালো ও কল্যাণের পূর্বে মন্দ ও অকল্যাণের জন্যে কেন এত 
তাড়াহুড়া করছ? আল্লাহর নিকট ক্ষমা চাও না কেন? হয়তো তোমাদের প্রতি করুণা করা হবে”। 

৪৭. তারা বললঃ “আমরা তো তোমাকে এবং তোমার সাথীদেরেক অশুভ লক্ষণ স্বরূপ পেয়েছি” । সালেহ 
জবাব দিল, “তোমাদের শুত-অশুভ লক্ষনের মূলসুত্র তো আল্লাহর নিকট রক্ষিত। আসল কথা এই যে, 
তোমাদের পরীক্ষা হচ্ছে”। 

৪৮. সেই শহরে নয়জন দলপতি ছিল যারা দেশে বিপর্যয় সৃষ্টি করত এবং কোনরূপ সংশোধন-মূলক কাজ 
করতনা। 


রা Gz নৰ 
৬৩৬ 
ভা 
অবশ্যই তাকেআমর। 
পাতে আক্রমণকরবই 


১৪ 00 


ধ্বংসের সময় আমরা উপস্থিতছিলাম না 


[৫৫ ৪ UG 


টু] আমরা কৌশল আর  একবড়যস্ লি এৰং সত্যবাদী অবশ্যই বিচ 5. 


58 ৫৫০ GEG 535 4125 $ 0৫ 


হ্‌ল কেমন ৯ অনুভবকরল তারা অথচ এক কৌশল 


2 পা নে ৯৮৭. 2% SAA 
চো 282 51853456 via ৰে 
সবাইকে তাদের জাতির ০৮৮ ০০৭ না তাদের ষড়যন্ত্রের পরিনাম 
বং 


৪৯. তারা পরম্পরে বলল, “আল্লাহর নামে ‘কসম’ করে ওয়াদা কর যে, আমরা সালেহ ও তার ঘরের লোকদের 
উপর রাত্রিবেলায় আক্রমণ চালাব এবং পরে তার দায়িত্বশীলকে বলে দিব ১০ যে, আমরা তার বংশ পরিবারের 
ধ্বংস হবার সময় অকুস্থলে উপস্থিত ছিলাম না । আমরা নিশ্চয় সত্য কথা বলছি” ৷ 

৫০. ভারা তো এই চাল চালল , পরে আমরাও এক চাল চাললাম যার কোন খবরই তাদের ছিল না। 

৫১. এখন দেখ, তাদের চালের পরিণাম কি হল! আমরা ধ্বংস করে দিলাম তাদেরকে এবং তাদের গোটা 
জাতিকে। 


১০. অর্থাঃ হযরত সালেহ (আঃ)-এর গোত্রের সরদারকে প্রাচীন গোত্রীয় প্রথা অনুযায়ী তাদের রক্তের দ ধীর 
হকদার বলে যাকে গণ্য করা হতো । এ হচ্ছে সেরূপ পজিশন নবী করীমের (সঃ) যামানায় তার চাচার যে 
পজিশন ছিল। কোরায়েশী কাফেররাও এই আশঙ্কায় নিজেদের হাতকে বিরত রেখেছিল যে যদি তারা নবী 
(সঃ) কে হত্যা করে তবে বনী হাশেমের সরদার আবুভালেব নিজেদের গোত্রের পক্ষথেকে রক্তের দাবী 
নিয়ে উঠবেন। 


PL 4 392235 
ts 7৮58 


৬৯ সপ ও গু 
১ তাদের ঘরবাড়ি এ সবতো 


A 


রত টা 2 তি পো 


এলে আস 


5 ভি ৩০৪ 2% 5৪৯) 


রন ৫51 চি 

জং 

0৩) ৫ 5 ন € 93098 
পুরুষদের কাছে ১৮৪৫ জি প্রতক্ষও করছ 


রত এলে ও নি 2 
© ৩১৮৫০ ০ ১ ০২ 


রে 
(যারা) মুর্খতাকরছ ye 


CORR SRL RA RA An RL 


গেছি 


৫২. এ দেখ, তাদের ঘরগুলো শূন্য পড়ে রয়েছে সেই যুলমের প্রতিফল হিসেবে যা তারা করছিল। এতে একটি 
উপদেশের নিদর্শন রয়েছে সেই লোকদের জন্যে যারা ইলমের অধিকারী । 

৫৩. আর বাঁচিয়ে দিলাম আমরা সেই লোকদেরকে যারা ঈমান এনেছিল এবং নাফরমানী হতে বিরত থাকত। 
৫৪. আর লৃতকে আমরা পাঠালাম । স্বরণকর সেই সময়ের কথা, যখন সে আপন জাতির লোকদেরকে বলল, 
“তোমরা কি দেখে শুনে এই কুকাজ করছ ১১”। 

৫৫. তোমাদের চাল-চলন কি এই যে, স্ত্রীলোকদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন কর যৌন লালসা চরিতার্থ 
করার জন্যে? আসল কথা এই যে, তোমরা বড়ই মূর্থতাব্যগ্রক কাজ করছ” । 


রস 


সপ 


5 


55522 


১১. অর্থাৎ -'একে অপরের সামনে কুকর্ম করে থাকো' । এর স্পষ্ট বিবরণ সূরা আনকাবৃতের ২৯নং আয়াতেও 
দেয়া হয়েছে যে তারা নিজেদের মজলিসগুলিতেও এ কুকর্ম করতো । 


i (০ 


৭52 


06520550572 


EERE EERIE EL: 


সূরা আন-নামল ২৭ ৫৭ পারাঃ ১৯ 


aS ০০৭০৬১৯ ০৬০০০০০৯১৯ ১৯০০০৯০৬০৭০৬০ ০৯ ০০০৯১৬০৬০৯০০৬ ১৬০০১৭১৯০০১৯০ ০০০৭ ০০০০০৯০০০০০০ ১০ ০০০৬০০০০৬৬০৯৬ ল 
a 22 AN 32 274 AEE AR ৫ OE পপর্ণ ৮০6 পি | 
টা ৯ ০ ১৯ সি ডা) বডি আগ 56 0৬ ই 
টু লুতের পরিবারকে তোমরাবেরকরে তারা যে এব্যতীত তারজাতির জওয়াব ছিল নি রর 
2 দাও বলেছিল রহ 
Fl 2 12 প্রি পে ১৫৫৫৫ ? (৮6১৮৫ ১৫2 5৯৮ 
সী ২৯৪০ ৪9৩১ 5 PU ৮) cee of ঃ 
টং তাকেআমরা অতঃপর (যারা) বড় পবিত্রতা এমন Ih তোমাদের জনপদ হতে 
টু রক্ষাকরলাম গ্রহণ করছে লোক নর 
৯০ 
নে তা ARETE AAC পর্ব 2৫1৮8 
5 5 © ৬৪১০ (১০ 2৩৩ 50) ৯১১ ০০2 5 ্ 
রর এবং পিছে পড়ে অন্যতম তাকে আমরা সাব্যস্ত তার স্ত্রীকে ব্যতীত তারপরিবারকে ও 5 
থাকাদের করেছিলাম তর 
2 E 2 422? PIAA ১ PAA ZT 2 20/ ৫ 21৫2৫ Bs 
8 ৬ || ৮০ AU শু 195 (৪৯০ ৬,2৫1 নু 
দু] (তাদের ণ অতঃপর (খুব) তাদের উপর 'আমরা বর্ষণ | 
3৮৮৮ করেছিলাম | 
a 5 Be রঃ 


(ow 
Ch 


২০৪৩৮ 53৩৪ ৪৬ 


ও 

2 বান্দাদের উপর সালাম rl সব প্রশংসা ১1 ঃ 
টু A 22 রর 92d 2 je 5 ন্‌ 
টা] রি ক নখ 

OHA তে এসি এ সি 
ন্‌ (খাদেরকে) না উত্তম (তাদেরজিজ্ঞাসা কর) তিনি bঃ 
পু). ভারা।শরীককরছে.. সেই(মারুদ) আল্লাহ কি বর 


(on 


ou 
ES) 


৫৬. কিন্তু তার জাতির জবাব এ ছাড়া আর কিছুই ছিল না যে, তারা বলল, “ বহিষ্কার কর লৃতের ঘরের 


রি]. লোকদেরকে নিজেদের লোকালয় হতে । এরা বড় পুত-পবিত্র চরিত্রের লোক সেজেছে। র্‌ 
33| ৫৭. শেষ পর্যন্ত আমরা বাচিয়ে নিলাম তাকে ও তার ঘরের লোকদেরকে -তার স্ত্রীকে ছাড়া, তার পিছনে পড়ে | 
33| থাকা আমরা সাব্যস্ত করে দিয়েছিলাম। ঃ 
23| ৫৮. আর তাদের উপর বর্ষণ করলাম এক ধরনের বর্ষণ তা ছিল বড়ই খারাব বর্ষণ তাদের জন্যে যাদেরকে রর 
৯ @ 
পূর্বেই সাবধান করে দেয়া হয়েছিল। রত 
সা রুকুঃ৫ এ 

Da | 
ই ৫৯. (হেনবী!) বল, প্রশংসা আল্লাহর জন্যে এবং সালাম তার সেই বান্দাদের প্রতি যাদের তিনি মনোনীত | 


০৮6 


করেছেন (তাদেরকে জিজ্ঞাসা কর) আল্লাহ ভাল, না সেই সর মা'বুদ ভাল, যাদেরকে এই লোকেরা তার শরীক 
বানাচ্ছে*। 


0৬০ 
শিস 


৫8০৯ 


ict 


DC 
৫0 


CD 
i 


১) 
0 


০ 
0 


টুল কুলুপ = হত ঢা 
হু হু LEI 


শব্দার্থে কুর$-৬/৮ 


৮ 
Le 


A 
“ৰ 


পরত 2৫ 


ver) 
পৃথিবীকে 


aC Cnt ‘nd Dn ht on 


LR AR) 


জন্যে 


(ou 


“ A eo এর A ন তত্র 2৫2৮৫ 2 
66 ৩ ০৫2০৪ ৩)১ 9৩৩ % ৬%; 


রত 


LE) 
lo 


০ 


৮১১64 


ANY 
৫1৫ 
“ 
আল্লাহর সাথে তবে কি(আছে) তার গাছ-পাল! তোমরাউদাত যে 
ও করবে 


সস 


কোন 
{24 ALAA 2 তর্কে ESA আব ভে 
৮৮১৪ ৫০ ০5৮ 9০১৬৯ 
পৃথিবীকে যিনি করেছেন অথবা কে যারা সত্যবিচ্যত 
(এমন আছে) হচ্ছে 


রা রণ পার্ট পপ পার্ল. 8 21 2% 
2695১ ৰ ০০৪ 51991 
মাঝে সৃষ্টি করেছেন এবং সুদৃঢ় পর্বতসমূহ তাতে স্থাপন করেছেন এবং il 
৮৮৮৫১৫৫৯৮৮৫ ৫ 2517 
© ০2৮ ৮ হে OF ৬০ 72 20 
জানে 


না তাদের অধিকাংশ বরং আল্লাহর সাথে তবে কি (আছে) 
(এ কাজে) কোন ইলাহ 


29৫ 


পর 
সপে; 


on On ON 


১ 
PE 


০ 


2৫ 


সপ 
4:91 


টু টু 


rec 


) 
সে 


SY 
পিস 


LY, 


৬০. তিনি কে, যিনি আসমান ও যমীনকে পয়দা করেছেন এবং তোমাদের জন্যে আসমান হতে পানি বর্ষণ 
করেছেন, পরে তার সাহায্যে শ্যামল-শোভামন্ডিত বাগ-বাগিচা রচনা করেছেন -যার গাছ-পালাগুলো উদ্ভুত 
করা তোমাদের সাধ্য ছিলনা? আল্লাহর সাথে অপর কোন ইলাহ (এইসব কাজে শরীক) আছে কি? (নেই) বরং 
এই লোকেরা সত্য সঠিক পথ হতে সরে যাচ্ছে। 

৬১. তিনিই বা কে, যিনি যমিনকে স্থিতি ও বসবাসের জায়গা বানিয়েছেন, তার বুকে নদ-নদী প্রবহমান 
করেছে এবং তাতে (পাহাড়-পর্বতের) স্ত৪ গেড়ে দিয়েছে এবং পানির দুইটি ধারার মধ্যখানে আড়াল সৃষ্টি করে 
দিয়েছে? আল্লাহর সাথে অপর কোন ইলাহ (এসব কাজে শরীক) আছে কি? (নেই,) বরং এদের অধিকাংশ 
লোকই মূর্খ । 


Onno DC on on omc on OR OH Ar, 


0.0 


00০০০ 
ESC Var Dr Cr Ca tr VEEL CO Cr CEC CCL 


1০০০১ 
শে 


(RG 


ul tt 


wo 
co 


সুরা আন-নামল ২৭ ৫৯ পারাঃ ২০ 


ত৩০৩০০০৬-৩-০৮-৩-৬-৩০-০-০৬৩-৪-০০০০৩০০-৩০৬-৩০৬-০৮৩-০-৬-৬-৩-৩-৬-০-০-৬-০-০-০-০-১:০-১-০-১:১০১১০০০০০০০০ 


a aoa ao as 
a | 


af PAs 
ত ঠা ৮ রর বনি DG? { 01৫ 222, 272% Ae 
ন্‌ লিক 5520 ১85: 5১19১ 922 AH তা 


সি 


/ ক 
22 


C00 
নি 


'| তোমাদেরকে ও কষ্ট দূরীভূত করেন ক Kl 
পু দহন দূরীভূত করেন ও ডক যখন আর্তকে 087১০ রর 
b 665 রে ASA Ll PAK 2! ৫ 2 2/ re তি 
OULU LS IH 4h 2 বে: 
তোমরা চিন্তা-ভাবনা যা খুবকমই আল্লাহর সাথে (আছে)কি পৃথিবীর খলীফা | 


, কর (এ কাজে) কোন ইলাহ 
2 রণ 2৮ ৮৬৮ 1 তি... ১5 2৫5৫৮ 
ye 2 ১৯ 5 SH ৪ 0 ৮৩৬৬ ৩% 


কে আর সমুদ্রের ও স্থলের অন্ধকার সমূহের মধ্যে তোমাদেরকে যিনি পথ অথবা কে 
_ দেখান (এমন আছেন) 


{0 


এ 


সপে 


ou 


dL Gls হা 26 Aad GLP Lu 9১০ ৯ 
নত ০০৮ ৮৫৩৮৯ ৬৬ ON ০225 ০৮ | 
সাথে (আছে)কি তার রহমতের পূর্বে সুসংবাদ  বায়ুকে প্রেরণ করেন টি 
ANAL 29 a 


rc 


কোন ইলাহ 
রর ৫৮5৫ 204. ৯ 2 0 ৬ রে ৬৯ 
৩০০ XE HH OOH LS dh এ 590 


সৃষ্টির বনি সুচনা অথবা কে তারা শিরক করে তাহৃতে আল্লাহ অতিউর্কে আল্লাহর 


পের 


40৮৮0: 


{ 


) 


OB OW 


Gl হা শি তে ৬৪. 5 22904 ১৮৫ ৫5০ ০০৫ 
2১1 ৩, ৮৬০) 62 BS ০৮2 ৫৩৩ 
ও আকাশ 


৬৬ / কটি 
(আছে)কি রর 


বে 
রি 
শট 


রে 


Eo 
a 


হতে ' তোমাদেরকে j র [৯ 
কোন ইলাহ ক এ কে আর তারপুনরাবৃত্তি এরপর ্ 


262 


পি লু 


৮ 22 2৫৫5 ১৮৫5 ee 22, 
৫০৬৮০ AI ৩৮ 26৮ BE CK 


সত্যবাদী হয়ে থাক তোমরা যদি তোমাদের প্রাণ তোমরা দাও বল 


০৬৫৮০১৫0০০০ 


৬২. কে তিনি যিনি ব্যাকুল ও অস্থির ব্যক্তির দো'আ শুনে যখন সে তাকে ডাকে এবং কে তার কষ্ট.দূর করে? 
আর (কে তিনি যিনি) তোমাদেরকে খলীফা নিয়োগ করেছেন? আল্লাহর সাথে অপর কোন ইলাহ-(এই কাজের 
“ কর্তা) আছে কি? তোমরা খুব কমই চিন্তা-ভাবনা করে থাক। 
৬৩. আর কে তিনি যিনি স্থলভাগ ও সমুদ্রের অন্ধকারে তোমাদেরকে পথ দেখায়? আর কে স্বীয় রহমতের পূর্বে 
বাধূর প্রবাহ পাঠায় সুসংবাদ স্বরূপ? আল্লাহর সাথে অপর কোন ইলাহ আছে কি (যে এই কাজ করে)? এরা যে 
শিরক করে তাহতে আল্লাহ অতি উর্ধ্বে । 
৬৪. কে তিনি যিনি সৃষ্টির সুচনা করেন এবং পরে তারই পুনরাবৃত্তি ঘটাবে? কে তোমাদেরকে আসমান ও যমীন 
হতে রেযক দান করে? আল্লাহর সংগে অপর কোন ইলাহ কি (এই সব কাজে অংশীদারী) আছে? বল, 
উপস্থিত কর তোমাদের দলীল, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক - j 


ero 


সি 


i 


চুসে 


সস 


৮০৮ 
hhh 


৯০৯০৯১৯১৯০৯১৯০৯০৯০৯০৯:৯০৯০৯০৯০৯০৯০৭১৯১৭০৯১৯০৭১ আসুস REGGE 


সূরা আন-নামল-২৭ 5. পারাঃ ২০ 


হা ই SEO ন 
2 UD 2 > ১ ৮ ১৪ | রর 


পৃথিবীতে ও আকাশমভলীতে আছে যারা টঃ 


38,4 22 LAA) 2 প্র 
৫ 5 YY ৪০৯০৫ 5৬ 95722 শু ডঃ 


তাদের জ্ঞান ৪৭ বরং তারা পুনরুথিত হবে কবে ৮০১ না ং রর 


পি 


৮০০০১ on D2 


৪0 


Cy 


৫2 


E CE ই 22 2 ৩৬৪ রর 
৮৮ 082 6 0১ 55 3৬ GB ০: ০৯১) ও 
লে বিয়ে সঙ ম্যে তারা অধিক পরকালের ব্যাপারে 

2 


ও মাটি আমরা হব যখনকি কুফরীকরেছে যারা বলে এবং 


-€স০৮ 
হা 
CnC ECL 


সে 


৫ 


১০ 


৮ 


জেগে: 


১ রি ৫52 Ai ৫25 ৫4 ত:১.ল 2৮ 
টু 556: ৬০1৩ bss ৩৩ 9৩৯৯০ 
ইতিপূর্বের আমাদের র্‌ আমরাও এটার ০০৭ নিশ্চয়ই অবশ্যই পুনরুথিতহব 
টু পিতৃপুরুষরাও এেয়েছি) 


3 20900811725 BS oC 2৮4 এ) ৬ ৩) 


স্‌ পৃথিবীতে পরি বল পূ্ববর্তাদের উপকথা এ চা এটা ৮ 


245 ৩৪ 5 9৫) HBL পরে রড El 


তাদেরসম্পর্কে দুঃখকরো' না আর অপরাধীদের রব হয়েছে. কেমন অতঃপর 
(হে নবী) লক্ষ্যকর 


তি 


তিনে 


রেলে শি 
না যে কখন তাদেরকে পুনরথিত করা হবে । ূ 

৬৬. বরং পরকালের জ্ঞানই তো এদের নিকট হতে বিলুপ্ত হয়ে গেছে ; অধিকস্ত এরা এই ব্যপারে সন্দেহে 
নিমজ্জিত । বরং সে ব্যাপারে এরা অন্ধ । * | 

কুকুঃ ৬ 

৬৭. এই সত্য অমান্যকারীরা বলে, “আমরা এবং আমাদের বাপ-দাদারা যখন মাটিতে পরিনত হয়ে যাব তখন 
কি বান্তবিকই আমাদেরকে কবর হতে বের করা হবে? 

৬৮. এই ধরণের খবর আমাদেরকে তো অনেক দেয়া হয়েছে, পূর্বে আমাদের বাপ-দাদাদেরকেও এরূপ খবর 
দেয়া হত; কিন্তু এসব শুধু রূপকথা মাত্র যা পূর্বকাল হতেই শুনে আসছি” । 

৬৯, বললঃ পৃথিবীতে একটু ঘুরে-ফিরে দেখ, পাপী অপরাধীদের কি পরিণাম হয়েছে? 


| ৭০. হে নবী, এদের অবস্থা দেখে দুঃখ করোনা, = 
২৯০০০ ০2০25 1৮৩ ৫) 22৬ 2০2০:৯2৯2 CS SCC SC SIS ১ চপ 52752222225 শত D2 Da এট 


CE Or Cr Gr Cr br Cr Ca Cr CrP 


85০ 


জি 


22০০০, 


সস সস 


©. 


tO) 


সূরা আন-নামল ২৭ ৬১ পারাঃ ২০ 


EDT DEE 8০765655-057-852565-6-55658-5-855556-655555-0-6-252565556555255-5555252-4-6-5--5- 


৩৩ ৩০ 3588 ও তির ৬ 9 টড ০৪, 


এই এবং তার! ফড়মন্ত্রকরেছে ই সংকীৰ্ণ নি হয়ো না আর 
পণ পারা র্ত 2 F372 
-১৯) ও ৫৫ ৩৫ ৩৫৪ ৩ EY ৩) ৩৬2 


70855 (এমন) : সম্ভবত বল রা তোমরাহও ওয়াদা 
(কার্যকর হবে) 


যে 
J? ET ১০৩৪৯ ঠা ৩ 2 ৫ 


অনুগ্রহশীল অবশ্যই তোমাররব নিশ্চয়ই এবং 


SG ac Sale 0 
গেসে 


jac SC Nl SG SG SC SG GS 
lo OC DC DOR OC OC 


LR KM) 
০] 


সত 
নস 


ROOTED 
CCPC PG 


2৮১ 


ডে জন্যে 
শা ৭ / ১৮ তুর EUAN ৫ রি ৫ ৫৮ 
~~ ৬ $603 3 20 EF (৬) ০ 
তোমাররব এবং শোকরকরে না তাদের অধিকাংশই রে লোকদের উপর 


LE 2 ৩99১৩ 22৩৬ 2 A ৬ শর্ত ৩৫ 


রন প্রকাশ করে i io Reb ie গোপন করে যা রশ 
জানেন 


৩০ €1 ও 9৬ A> & G5 022 IT ষ্ঠ 
এই নিশ্চয়ই চি ৰে ও তে আঃ আকাশে মধ্যে 

5১ ৮5 বা! rz (3) 
রে (৮2 GH BH Gs & ৩৩ ০222 ৩1 


তার মধ্যে তারা যা Lis ইসরাঈলদের 


Sal, Sats Sate Sn SC 


CC 


(OC. Sats Sats Sats Sa Cals Sas SC 
OC 


ba f 


টি, 


এ 


অনেক 


Ge SC 


টস 


তাদের ষড়ঘন্ত্র ও শঠতা দেখে মন সংকীর্ণ করোনা । 

৭১, তারা বলে, “ এই হুমকি ও ভীতি কবে কার্যকর হবে, তুমি যদি সত্যবাদী হও?” 

৭২. বল, যে আযাবের জন্যে তোমরা তাড়াহুড়ো করছ, তার একটি অংশ যদি তোমাদের নিকটে এসে থাকে 
তবে ভাতে আশ্চর্যের কি আছে। 

৭৩, প্রকৃতপক্ষে তোমার রব তো লোকদের প্রতি বড়ই অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ মানুষ শোকর করেনা । 
৭৪. নিঃসন্দেহে তোমার রব ভালোভাবেই জানেন যাকিছু তাদের বক্ষদেশ লুকায়ে রাখে, আর যা কিছু তা 
প্রকাশ করে। ১২ 
৭৫. আসমান ও যমীনের কোন গোপন জিনিসই এমন নেই, যা এক স্পষ্ট কিতাবে লিখিত অবস্থায় বর্তমান নেই 
৭৬. বস্তুতঃ এই কুরআন বনী ইসরাঈলকে এমন অনেক কথারই প্রকৃত তত্ব জানিয়ে দেয়, যাতে তাদের 
মতভেদ রয়েছে” । 


CS Sal a, 


টি, 


চর 
: রঃ 
ু ্‌ 
££ 

: 


Ce Sue Se See SHC 


৫ 
১০ 


৫ স্তসি দিসে 


Oats SC ute Ss Sate hls SC 


(a Sol 


১২. স্পষ্ট গ্রন্থ অর্থাৎ তকদীর লিপি । et 
Rea RR SE CS MS SR SR SR ESR RR RRR RRR Rn RRR 


৫০০ 


সূরা আন-নামল ২৭ ৬২ পারাঃ ২০ 
স৯৯:৯১৭২৯১৭২৭৯৯২৭১৭৯২১৯২৭২২২-২২৯১৭১২১২৩৯১২৬৭৭ 555555555555555555555558 হের 


র্‌ 


SC 0 SG SG Oe SG SG Sale HC সা 


ta 
র্‌ 225 চির, ৬১ > 
০. ৬৫) oui ৬ & $$) 2 


শুনাতেপার না তুমিনিশ্চয়ই পুষ্প সত্যের উপর [৮০8 উপর অতএব(হেনবী) 


০২০৪৩ 001 25 (80৮১ 5 ৮১ (5) 


পৃষ্ঠপ্রদর্শনকরে তারা ফিরে যখন 2 না আর মৃতদেরকে 


0S 


৯৮:2৮ 


এ, 


৫ 


1p 


হর ৫ 9525 541৮ 5৮ TIE 
৪৫ ক তর রি |! 

a টা 75১ ৩] ৮ (৮৪১৮৮ (০ ৯) (৪৬১৪3. ৬১ ৪ 
৫] এবাতীত শুনে (আর) তাদের পথত্রষ্টতা হতে অন্ধদেরকে : পৎপ্রদর্শনকারী তুমি না এবং 
[2] না পার 

a) 2 2% ৩ 


IC ১৮৫ ফু) রি 
9৩৮০ 1 ও ০%% ৬০ 


গস 


সত 


রাগ 


৭৭.আর এই (কিতাব) ঈমানদার লোকদের জন্যে হেদায়াত ও রহমত। 
৭৮. নিশ্চয়ই অনুরূপ ভাবে) তোমার রব তাদের পরষ্পরের মধ্যেও স্বীয় নির্দেশে ফয়সালা করে দেবেন ১৩ 
তিনিতো প্রবল পরাক্রান্ত ও সর্ববিষয়ে জ্ঞানী। 

৭৯. অতএব হে নবী! আল্লাহর উপর ভরসা রাখো; নিশ্চয় তুমি সুষ্পষ্ট সত্যের উপর ফ্লীতিষ্ঠিত। 

৮০. তুমি মৃতদের শুনাতে পারো না১৪ সেই বধিরদের পর্যন্ত তুমি তোমার আহবান পৌছাতে পারো না, যারা 
পৃষ্ঠ ফিরিয়ে পালিয়ে যেতে থাকে। 

৮১. আর না তুমি অন্ধ লোকদের পথ দেখিয়ে বিভ্রান্তি হতে রক্ষা করতে পারো তুমি তো তোমার কথা সেই 
লোকদেরকেই শুনাতে পারো যারা আমার আয়াতের প্রতি ঈমান আনে এবং তার পর তারা আত্মসর্মাপনকারী 
হয়ে যায়। 


এ 
লট, 


১ 
3 


Onc al Sale IC 


তুর 


তি নিও নিপা 
লৈ 


30) 


১৩. অর্থাৎ কোরায়শী কাফেরও ঈমানদারদের মধ্যে । 
১৪. অর্থাৎ এরূপ লোকদের যাদের বিবেক একেবারে মৃত এবং তাদের যিদ, হঠকারিতা ও রসম-পূঁজার কারণে 
হক ও বাতিলের মধ্যকার পার্থক্য বোঝার কোন যোগ্যতা তাদের মধ্যে আর অবশিষ্ট নেই । 


০টি 


Ou Sate Sec SC 


৮০৪৫৫ 


টি, 


তি 


8১7১4742112 


মা ৬৩ পারাঃ ২০ 


a) CRRA RRR RRR 


8০৪৯৪৬৪৯/১৪০৫০৪৪০৯১৮১২১১৯৭৯১৪৭৯১২৯২৯৪২৭১৯২২১১২২ হু er 


১৮. GH 5020 SH NG 


CC 


CSC 


গ্রে) 


yn 
সহন 


Cl 
০ 
০] 


একে 
রি 


ঠি 2 ৮৪4৫ টা ee 3 
8 ৮৮ 2 re পে 5৪ 
3 581৮6 ৮৩ ওঁ" vs UDI 93 HSE 
বট আমাদের ‘ছিল লোকেরা যেহেতু তাদেরদাঞ্টে মাটি হতে একটি জন্তু | 
বরাত 2 রি i Ps রঃ 
০ ৬১ (< ok ৬১ 2 ন পে ১৩ রতি 22 
doe ৩ ol 56 ৩০ ৯০ AY £ OO DN) [এ 
21 তাদেরহতে একেক দলকে উন্মত প্রত্যেক হতে আমরা সেদিন এবং দৃঢ় বিশ্বাসফরত না চিং 
যারা সমবেতকরব (স্বরণকর) ee 
22 পা ১ 33d (1 5১ ৫ 
রর ০৩৯৮৮ ৮৪ ৪১ ৩১৫৫ 


Bl 

: 
হত] ৮২. আর যখন আমাদের কথা বর্ঘ হবার ময় তারের উপর এসে গৌর, তখন আমরা তাদের জন্যে এক ্ 
পু জন্তু যমীন হতে বের করব যা তাদের সাথে কথা বলবে, যেহেতু লোকেরা আমাদের আয়াতগুলোকে নিঃসন্দেহে Kl. 


Lo A) 
সি 


বিশ্বাস করত না ১৫। 


৮৩. আর একটু চিন্তা কর সে দিন সম্পর্কে যেদিন আমরা প্রত্যেক উন্মত হতে সেই লোকদের এক এক দলকে 
ঘিরে আনব, যারা আমাদের আয়াতসমূহ অমান্য করছিল, পরে তাদেরকে (তাদের প্রকার ভেদে স্তরে স্তরে) 


CG al, SC 
গত 


ছি 


১১৫ 


চি 


১৫: 


ু 'বিন্যাস করা হবে, টু 
রন] ১৫. হযরত ইবনে ওমর (রাঃ) বলেছেন -এ ঘটনা সেই সময় ঘটবে যখন ভালো কাজের হুকুমকার : 
টী থেকে বিরতকারী কেউ পৃথিবীর বুকে থাকবে না। হযরত আবু সমীদ খুদরী থেকে বর্ণিত এক হাদিসে তিনি ee 
£8| বলেছেন যে এই একই কথা তিনি নিজে নবী (সঃ)-এর কাছে শুনেছিলেন। এ থেকে বোঝা যায় যখন মানুষ | 
£| ভালোর নির্দেশ করা ও মন্দের নিষেধ করা ত্যাগ করবে তখন কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে 


te আল্লাহতা'আলা এক পশুর মাধ্যমে শেষ বারের মত হুজ্জৎ কায়েম করবেন (অর্থাৎ যুক্তি, প্রমাণ, নিদর্শন 
রে প্রদর্শনে সতকীর্করণের দায়িত্ব পালন করবেন)। একথা পরিষ্কারূপে বোঝা যায় না যে এ একটি মাত্র পণ্ড 
£8| হবে, না এক বিশেষ শ্রেনীর পশু জাতি হবে, যে জাতের বহুসংখ্যক বিভিন্ন পশু পৃথিবী পৃষ্ঠে সর্বত্র ছড়িয়ে 
2) পড়বে ০০)। ৬ ৮715 “দাববাতাম মিনাল আরদে' শব্দটি উক্ত দুই প্রকার 


G 


অর্থই বুঝাতে পারে। কোন সময় এই পশু বের হবে? এ সম্পর্কে নবী করীম (সঃ) এরশাদ করেছেন- “সূর্য 


সৰস দিনটি পিন টন সিং সনত সবি 


£2 পশ্চিম দিক হতে উদিত হবে এবং একদিন সুস্পষ্ট দিবালোকে এই পশু বর্হিগত হয়ে আসবে” । এখন প্রশ্ন 
হণ যে একটি পশু মানুষের ভাষায় কেমন করে মানুষের সংগে কথা বলবে? এ হবে আল্লাহর শক্তিমহিমার এক 


বিস্ময়কর নিদর্শন । তিনি যে জিনিসকে ইচ্ছা করেন বাকশক্তি দান করতে পারেন। কিয়ামতের পূর্বে তিনি 
তো মাত্র এক পশুকে কথা বলার শক্তি দান করবেন। কিন্তু যখন কিয়াতম কায়েম হবে তখন 
আল্লাহতা'আলার আদালতে মানুষের চোখ, কান এবং তার দেহের চামড়া পর্যন্ত বাকশক্তি সম্পন্ন হবে 
-কুরআন করীমে একথা সুস্পষ্ট রূপে উল্লেখিত হয়েছে হো মীম সাজদা আয়াত ২০-২১)। 
CH RH ১১০ UR MDE Ho MRR RR OR KR ১১১৯১১১৯১৬৫ DR SR IR SR SIR RR RIL HOR RRO ROR 


CS fe aC 


ন 


৫৮. 


CS 
সিন 


7 
সি 


এ 


সে 


৫ 
রর 


সূরা আন-নামল ২৭ ৬৪ পারাঃ ২০ 


22565০-6-8-55555-655-272-2-2-6-85-25-8-5--6--6-556-85855-65255655-5-550-5-555-5-5---5-5--5-56---5 


/ 21525 2 24 / 510 ১25%% রা রা ডর 
ও 1235 ৮ 5 0৪৩ 7৩৬ ০0 ৩1 এ 
তাসবকে আয়ত্বেনিতেপার নাই অথচ আমাদের, তোমরা প্রত্যাখ্যান (আল্লাহ) এসেযাবে যখন শেষপর্যস্ত 
নিদর্শনগুলোকে করেছিলে কি বলবেন (সবদল) 

2/2 


/ 3 72 2 A AN 2 CIE ১৫২ 51 LOL PL? 
টি ০৪5 ৯21 255 ১০১ OND 1১1 ৩ 


এ কারণে তাদেরউপর (ঘোষিতশ্াস্তির) বাস্তবায়িত আর করতেছিলে তোমরা কি (তবে) জ্ঞানগত 
যা কথা হবে আর 


্প ১৫ ১৮৮ রি - 
| A 2/70 3/7 AOA A DLL RANE 
০ এও Bf 394% © RES 5 2 
এ আমরাবানিয়েছি আরা তারা দেখে লাইকি কথা বলতেপাররে না তারা তখন তারা, 
1৮ 


বাড়ি, >! ৫ 2৩ ৫ 
ক 5 A AAA 
৯৯ ৬৯১ ও ০৮ 1০52 £ 
এর মধ্যে নিশ্চয়ই 
রয়েছে ০ 


C SG Bl Bs SC als SS 


CC sac Sar 3 


2০০০০ 


০4০ 


\N 
RRR 


CC CS 


OC nts Su 


SG Sn al, SC SH 
শি Ss OR. 


১৮ £ / পে 526 ১৫০ 
৩ FS ০৮৯) 3 7৩322590521 oH 


যারা হবেঅতঃপর শিংগার মধ্যে ফুক দেওয়া সেদিন এবং 
কম্পিত হবে 


Se a 
Oe) 


গ্গেসের 


সস 


tt টি প উপ ৫ 2/2 / যয! ze 
ঠা রণ শি ৬ 2 Ld 1 ৫ র ৫ 
+ \ ভাটি ১) (১2১৯) 3 (১০১ ২১৯৯০) (এ ee 
Fe) আল্লাহ্‌ চাইবেন (তারা) বাতীত - পৃথিবীর মধ্যে যারা আর আকাশমভনী 
a) টি তে আছে 18 
যাদেরকে (আছে) পু 

চর 


০৫০০৫ 
শুকে 


চু 


৮৪. শেষ পর্যন্ত যখন সব কয়টি এসে পৌছে যাবে (তখন তাদের রব তাদের নিকট) জিজ্ঞাসা করবেন, 
“তোমরা আমার আয়াতসমূহ অমান্য করেছ, অথচ তোমরা তা জ্ঞানগতভাবে আয়ত্ত করো নি? যদি তাই না 
করে থাক, তবে তোমরা আর কি ফকরতেছিলে?” 

৮৫. আর তাদের যুলমের কারণে আযাবের ওয়াদা তাদের উপর পূর্ণ হয়ে যাবে, তখন তারা কিছুই বলতে 
পারবে না। 

৮৬. তারা কি বুঝতে পারত না যে, আমরা রাত্রিকে তাদের প্রশান্তি লাভের জন্যে বানিয়েছিলাম এবং দিনকে 
করেছিলাম উজ্জ্বল? এতে বহু নিদর্শন ছিল ঈমানদার লোকদের জন্যে। 

৮৭. আর সেদিন কি হবে যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে এবং ভীত কম্পিত হয়ে পড়বে সেসব যা! কিছু 
আসমান ও যমীনে রয়েছে- তাদের ছাড়া যাদেরকে আল্লাহ এই ভীষণ অবস্থায় বাচাতে চাবেন , 


SC So Das SC 


নই 


OC, Sat Sac, SC OC 
CPC COR 


০০ 
সঙ 


SoU eo 0 
CC ORC ONC OS Oe 


(5 
ন্ট 


Cnt, St 
সৈ 


DAD 
এন 


কি 


1p 
৫০৫ 


bf 
(০0 


CS 
(০০০ 


৪৮1 


টি 


৮৫০৫ 
সৰস 


এট, 
Su? Sao lS 


Gd 
ডে 


এ 
টি 


ন 


০) 


MRR RRR DR RR REC RR RAR SR SCOR RR CRRA RN ORR NOR SR RHR CORR SRA ORT ON 


fy 
৬ 


ঃ 2৬ 


সেদিন ভীতি হতে টব 
না 


HS ৩৫ 2250? ৬. 


সখা টড 


ঠা ৩ ৩৫৪৪ রত ln ্ তি 


৩2> 


ন | এবং যখন সবাই EEE রাত 
৮৮. আজ তুমি পাহাড় দেখে মনে করছ যে. তা বুঝি খুব দৃঢ়মূল হয়ে আছে; কিন্তু তখন তা মেঘমালার মতই 
উড়তে থাকবে! এ হবে আল্লাহর কুদরতের বিশ্বয়কর কীর্তি যিনি প্রত্যেকটি জিনিসকেই সুষ্ঠুভাবে মজবুত করে 
বানিয়েছেন। তোমরা কি করছ তা তিনি খুব ভালোভাবেই জানেন। 
৮৯. যে ব্যক্তি ভালো আমল নিয়ে আসবে সে তদপেক্ষাও উত্তম ফল লাভ করবে এবং এই ধরণের লোকেরা 
সেদিন ভয় ও আতংক হতে সম্পূর্ণ মুক্ত থাকবে। 
৯০. আর যে ব্যক্তি খারাব আমল নিয়ে আসবে, এই ধরণের সব লোকই উল্টোভাবে আগুনে নিক্ষিপ্ত হবে। 
যেমন কর্ম তেমন ফল, এছাড়া অপর কোন প্রতিফল কি তোমরা পেতে পার? 
৯১. (হে নবী! এদেরকে বল), “আমাকে তো এই নির্দেশই দেয়া হয়েছে যে, আমি এই শহরের অর্থাৎ মক্কার 
রবের বন্দেগী করব যিনি একে সম্মানিত করেছেন এবং যিনি প্রত্যেকটি জিনিসেরই মালিক । 


(200 


0 nH 003-000 02009 


A 


সর রম্য রে রর হই টি EA AKUMA 


রচিত ৩ গত রী 
হযে টে ডা SOL € ০ » ৫ ৩ ৩১০৫ | 
কোরআন জিতে টা আত্মসমপ্পণকারীদের অর্ত্তভুক্ত হই আমি যেন টি এবং | 


2 LL এ 24 টে ১৫৪ বে } -) 
62 ১০ 3 LE ১ (৪ (5৬৫ ৬% 
ভান্তপথ যে আর তার নিজের ০০৪৮৪ শুধুমাত্র es HO অত E 
বল অবলম্বনকরবে রর 
৬ di) BP এপ 2 ৫ 
৫৬, | rl f লী (১৪ রা রত ম্‌ 


: _ আল্লাহরই সব প্রশংসা বল এবং সতর্ককারীদের. অর্তডকত আমি শুধুমাত্র | 
দেখাবেন শীঘ্রই জন্যে 


32992929, 


ভিডি? রর রঃ ৫৫ 2 ০৫৫ । 1 

৬২৫) ৬৮ ৬ ৬২ £ 5১)৯5 3921 
te তোমরা কাজ করছ সেসম্পর্কে গাফেল তোমাররব না আর তা সব তখন তাঁর 
ন! x তোমর! চিনেনেবে নিদর্শনাবলী 
নি 
ৃ ৃ 
রর আমাকে হুকুম দেয়া হয়েছে যে, আমি মুসলিম হয়ে থাকব। | 
বি ৯২. এবং এই কুরআন পাঠ করে শুনাব” । এখন যে ব্যক্তি হেদায়াত গ্রহণ করবে সে নিজেরই কল্যাণের জন্যে ce 
| হেদায়াত গ্রহণ করবে। আর যে ব্যক্তি গোমরাহ হবে তাকে বলে দাও যে, আমি তো শুধু সাবধানকারী! e 
£3 ৯৩. তাদেরকে বল, সব প্রশংসা আল্লাহরই জন্যে, অতি শীঘ্রই তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ 
0 দেখাবেন, তোমরা তা চিনে নিবে। তোমার রব বেখবর নন সেসব আমল সম্পর্কে যা তোমরা করছ। 
BA 
:n 
if 


SC On Ce PSC CG BM So i nal, lb) 


(ws 


এ সূরার ২৫নং আয়াতে বলা হয়েছে..-৮০০--1 ৮*-০ ০০-১..এতে উল্লেখিত 'আল-কাসাস' শব্দকেই এ সূরার 
. নামন্ূপে ব্যবহার করা হয়েছে।-এর অর্থ এই যে, এ সেই সূরা যাতে 'আল-কাসাস' শব্দটির উল্লেখ রয়েছে। 
. অভিধানের দৃষ্টিতে 'কাসাস' অর্থ ধারাবাহিকভাবে ঘটনা ও কাহিনী বর্ণনা করা। এ হিসেবে তাৎপর্যের দিক 
দিয়েও এ সূরার নাম হতে পারে। কেননা, এতে হযরত মূসা (আঃ) সংক্রান্ত কাহিনী বিস্তারিতভাবে বর্ণনা করা 
হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


সূরা নাম্ল-এর ভূমিকায় ইবৃনে আব্বাস ও জাবের ইবৃনে যায়েদ (রাঃ)-এর একটা উক্তি উল্লেখ করা হয়েছে। 
উক্তিটা হ'ল এই যে, সূরা শু'আরা, সূরা নামূল ও সূরা কাসাস পরপর নাযিল হয়েছে। এ সূরা সমূহের ভাষা, 
বর্ণনাভংগী ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য করলেও স্পষ্ট মনে হয়, এ তিনটি সূরার নাযিল. হওয়ার সময়-কাল খুব 
কাছা কাছিই হবে। উপরস্তু হযরত মূসা (আঃ)-এর দীর্ঘ কাহিনীর যে বিভিন্ন অংশ এ তিনটি সূরায় ছড়িয়ে 
আছে, তা একত্রিত হয়ে একটি সম্পূর্ণ কাহিনী গড়ে উঠে বলে এ সূরা তিনটির মধ্যে গভীর এঁক্য ও নিকট 
সম্পর্ক বিদ্যমান । সূরা শু'আরায় উদ্ধৃত হয়েছে, নবুয়্যতের দায়িত্ব এহণে অক্ষমতা প্রকাশ করে হযরত মূসা 
(আঃ) আরজ করেছিলেন, “ফেরাউনী জাতির প্রতি করা একটা অপরাধ আমার মাথায় আছে। সে কারণে আমি 
সেখানে গেলে আমাকে হত্যা করে ফেলা হবে বলে আমি ভয় পাচ্ছি।” পরে হযরত মূসা (আঃ) যখন 
ফেরাউনের দরবারে গেলেন, তখন সে বলেছিল, “আমরা কি তোমাকে আমাদের ঘরে একটা বালক হিসেবে 
লালন-পালন করি নি? তুমি আমাদের নিকট কয়েক বছর পর্যন্ত অবস্থান করলে, পরে তুমি যা করার করে চলে 
গেলে!” কিন্তু সেখানে এ দুটো কথার. কোন বিস্তারিত বিবরণ দেয়া হয়নি। বর্তমান সূরায় তার বিবরণ দেয়া 
হয়েছে। অনুরূপ ভাবে সূরা নামূলে কাহিনী হঠাৎ শুরু করে বলা হয়েছে যে, হযরত মূসা (আঃ) তাঁর পরিবার- 
' পরিজন সংগে নিয়ে যাচ্ছিলেন, আকম্মিকভাবে তিনি এক আগুন দেখতে পান। কিন্তু সেখানে এর কোন 
বিস্তারিত বিবরণ পাওয়া যায় না। এ সফরটি কি রকমের ছিল, কোথা হতে তিনি আসছিলেন এবং কোথায় 
যাচ্ছিলেন এ সবের বিবরণ সেখানে দেয়া হয়নি । আলোচ্য সূরায় এর বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। এভাবে এ 
তিনটি সূরা পরস্পর মিলিত হওয়ায় হযরত মূসা (আঃ) সংক্রান্ত কাহিনীটি সম্পূর্ণতা লাভ করে। 


বিষয়বস্তু ও মূল বক্তব্য 


নবী করীম (সঃ)-এর রেসালত সম্পর্কে যে সব সন্দেহ-সংশয় উাপন করা হচ্ছিল, তার জবাব দান করা এবং 
রসূল (সঃ)-এর প্রতি ঈমান না আনার জন্যে যেসব ওজর-আপত্তি পেশ করা হচ্ছিল, তার অযৌক্তিকতা প্রমাণই 
হল এ সূরার মূল আলোচ্য বিষয় । এ উদ্দেশ্যে সর্ব প্রথম হযরত মূসা (আঃ)-এর কাহিনী বর্ণনা করা হয়েছে । এ 
সূরা নাযিল হওয়াকালীন অবস্থার সঙ্গে মিলিয়ে ্বতন্ফুর্তভাবে কয়েকটি নিগুঢ় তত্ব ও তথ্য শ্রোতার মনে বদ্ধমূল 


লে উল 


রুহ 


চু 


Hoe Cat 


৬ 
চি 


CT 


রর 


1০0৭ 


PE HR 


i 


সস 


৮৭ 


i 


সনে 


ee 
টি 


552? 


পর 


১. আল্লাহতা "আলা যা কিছু করতে চান, তার জন্যে তিনি অননুভূতভাবে ও সকল লোকচক্ষুর অন্তরালে অর 
উপায় উপাদানসমূহ সংগ্রহ করে দেন। যে বালকের হাতে শেষ পর্যন্ত ফেরাউনকে সিংহাসন-চ্যুত করা আল্লাহর ' 
ফয়সালা ছিল আল্লাহ তাকে সেই ফেরাউনের ঘরে তার নিজেরই হাতে লালন-পালন করালেন। ফেরাউন 


জানতে পারলো না, সে কাকে লালন-পালন করছে। বস্তুতঃ এ মহান আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কে লড়তে পারে, 
তার মজীর বিরুদ্ধে কার কলা-কৌশল সাফল্য লাভ করতে পারে! 


২. কাউকে নবুয়ত দান করার কাজ খুব জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা সহকারে করা হয় না। সে জন্যে যমীন ও 
আসমান হতে কোন বন্রধ্বনীও করা হয় না, কোন ঘোষণাও প্রচার করা হয় না। মুহাম্মদ (সঃ) হঠাৎ চুপিসারে 
কোথা হতে নবুয়ত লাভ করলেন, এত সহজে তিনি কেমন করে নবী হয়ে গেলেন,তা ভেবে তোমাদের মনে 
বিস্ময় জাগে; কিন্তু...” ০ ১! ৮ ০ 05 )) ৪১)... বলে যে মূসা আঃ)-এর দোহাই পাড়ো তোমরা 
নিজে, সেই মূসা (আঃ)-ও তো এমনি পথ-চলা অবস্থায় নবুয়ত লাভ করেছিলেন, চারপাশের কেউই তা টেরও 
পেল না। সীনাই পর্বতের উপর আজ কি ঘটনা ঘটে যাচ্ছে! স্বয়ং মূসা (আঃ) এক মুহূর্ত পূর্বেও টের পাননি 
তাকে কি জিনিস দান করার আয়োজন করা হয়েছে। পথের মাঝখানে আগুন নিতে গেলেন, আর তখন 
নবুয়ত লাভ করলেন। 


সে 


৩. আল্লাহ যে বান্দাহ দ্বারা কোন কাজ করাতে চান, তার প্রাথমিক জীবন হয় খুব সাধারণ, অসহায় ও নিঃসংগ 
রূপে । কেউ তার সাহায্যকারী হয় না, তার নিজেরও বাহ্যত কোন শক্তিই থাকে না। কিন্তু বড় বড় সৈন্য- 


সামস্তের অধিকারী লোকেরা শেষ পর্যন্ত তার নিকট পরাজয় বরণ করতে বাধ্য হয়। আজ তোমরা নিজেদের ও টি 
হযরত মুহাম্মদ (সঃ)-এর মধ্যে যে পার্থক্য দেখতে পাচ্ছ, তার তুলনায় অনেক বেশী পার্থক্য ছিল হয়রত মূসা 
(আঃ) ও ফেরাউনের শক্তির মধ্যে। কিন্তু লক্ষ্য কর, তার পরিণাম কি হয়েছে! bi 


পলিসি Cra 


8. তোমরা বার বার মূসা (আঃ)-এর দোহাই পাড়ো; বল যে, মুহাম্মদ (সঃ)-কে সেসব কিছু দেয়া হয় নি কেন 
যা মুসা (আঃ) কে দেয়া হয়েছিল- লাঠি, শ্বেতহস্ত ও অন্যান্য সুস্পষ্ট প্রকাশ্য মো'জেযাসমূহ। এর অর্থ এই. 
দাড়ায় যে, তোমরা ঈমান আনবার জন্যে যেন প্রস্তুত হয়ে বসে রয়েছো, শুধু অপেক্ষা রয়েছে সে সব মো'জেযা 
দেখানোর, যা ফেরাউনকে দেখিয়েছিলেন হযরত মূসা (আঃ); কিন্তু সে মো'জেযাসমূহ যাদেরকে দেখানো 
হয়েছিল, তারা কি করেছিল তা কি তোমাদের জানা আছে ? তারা তো সেসব মো'জেযা দেখতে পেয়েও ঈমান 
আনেনি । বরং তারা এগুলিকে যাদুকরের যাদু বলে অভিহিত করেছে। এর কারণ এই ছিল যে, তারা প্রকৃত 
সত্যের বিরুদ্ধে চরম হঠকারিতা ও দুশমনিতে নিমজ্জিত ছিল। আজ তোমরাও ঠিক এ রোগেই আক্রান্ত হয়ে 
আছ । তোমরাও কি মো'জেযা দেখে ঈমান আনবে ? পরস্তু সেসব মো'জেযা দেখেও যারা প্রকৃত সত্যকে মেনে 
নিতে অস্বীকার করেছিল তাদের পরিণাম কি হয়েছিল সে কথা কি তোমাদের জানা আছে? আল্লাহতা'আলা তো 
তাদেরকে শেষ পর্যন্ত ধ্বংস করে দিয়েছিলেন। এখন তোমরাও কি হঠকারিতা সহকারে মো'জেযা দেখতে চেয়ে 
নিজেদের দুর্ভাগ্য ডেকে আনতে চাও ? 


মক্কার কাফেরী পরিবেশের যে লোকই এসব কাহিনী শুনতো, সেই-ই কোনরূপ সুস্পষ্ট বর্ণনা ছাড়াও 
স্বতঃক্ফৃতভাবে এসব কথা বুঝতে পারত। কেননা, তখন হযরত মুহাম্মদ (সঃ) ও মক্কার কাফেরদের মধ্যে 
তেমনি ছন্দের সৃষ্টি হয়েছিল । যেমন দ্বন্দ প্রকট হয়ে উঠেছিল ইতিপূর্বে ফেরাউন ও মূসা (আঃ)-র মধ্যে । এ 
পরিবেশে এ ধরনের কাহিনী শুনানোর অর্থই ছিল এই যে, তার এক একটা অংশ সাম্প্রতিক পরিস্থিতির সংগে 


nn উট আছ হজ হজ. জজ রা আজ) জা জা জজ উজ জু উজ unm উজ জা un জু উজ জজ টু 


4 ‘UE 


স্বতঃই খাপ খেয়ে যাচ্ছিল। কাহিনীর কোন্‌ অংশ সাম্প্রতিক অবস্থার কোন্‌ অংশের সাথে খাপ খাচ্ছে, তা যদি ' 


স্পষ্ট বলে দেয়া নাও হয় তবুও তা বুঝতে কারো এক বিন্দু কষ্ট হত না। অতঃপর পঞ্চম রুকু হতে এ সূরার মূল 
বিষয়-বন্তুর আলোচনা সরাসরি শুরু হয়েছে। প্রথমে হযরত মুহাম্মদ (সঃ) একজন উম্মী লোক হওয়া সত্বেও 
দু'হাজার বছর পূর্বে সংঘটিত একটা এঁতিহাসিক ঘটনাকে সবিস্তারে বর্ণনা করছেন ।একে তার নবুয়্যতের একটা 
অকাট্য প্রমাণ হিসেবে গণ্য করা হয়েছে । বিশেষতঃ এ অবস্থায় যখন তার শহর ও কবীলার সব লোকই 
ভালোভাবে জানত যে, এসব তথ্য জানবার মতো কোন উপায় তার নিকট ছিল না। তাকে নবী নিয়োগ করার 
ব্যাপারকে এ লোকদের পক্ষে আল্লাহর এক বিশেষ রহমতরূপে গণ্য করা হয়েছে। কেননা, তারা চরম 
গাফিলতিতে পড়েছিল, আর আল্লাহ তাদের হেদায়াত দানের জন্যে এপ ব্যবস্থা গ্রহণ করেছিলেন । 


| তারা বার বার যে সওয়াল পেশ করছিল, বলছিল এ নবী সে ধরনের মো'জেযা নিয়ে আসলেন না কেন যা ইতি 


পূর্বে মুসা (আঃ) নিয়ে এসেছিলেন? এখানে তার জওয়াব দেয়া হয়েছে। তাদেরকে বলা হচ্ছে, যে মূসা (আঃ) 
সম্পর্কে তোমরা নিজেরাই স্বীকার কর যে, তিনি আল্লাহর নিকট হতে মো'জেযা নিয়ে এসেছিলেন তাকেই তো 
| তোমরা মেনে নাওনি। এখন এই নবীর নিকট মো'জেযা দাবী করার তোমাদের কি অধিকার আছে? তোমরা 
|. যদি নফসের লালসাবৃত্তির দাসতৃ না করতে, তাহলে প্রকৃত সত্য তোমরা এমনিই সুস্পষ্ট দেখতে পেতে। কিন্তু 


যদি এ রোগে তোমরা নিমজ্জিত থাকই, তাহলে যত মো'জেযাই আসুক না কেন তোমাদের চোখ খুলতে পারে 
না। অতঃপর সে কালে সংঘটিত একটা ঘটনার কথা উল্লেখ করে তাদেরকে লজ্জা দেয়া হচ্ছে। ঘটনা এইঃ 
বাইরে থেকে কতিপয় খৃষ্টান মক্কায় এসে হযরত মুহাম্মদ (সঃ)-এর কাছে কুরআন শুনে ঈমান আনলো। মক্কার 


পর: লোকেরা নিজেদের ঘরের এই নে'আমত লাভে ধন্য হওয়া তো দূরের কথা আবুজেহেল সেই লোকদেরকে 


প্রকাশ্যে বে-ইজ্জতি করল। 


শেষ পর্যায়ে নবী করীম (সঃ)-এর প্রতি ঈমান আনার জন্যে কাফেরদের পেশ করা মূল আপত্তি সম্পর্কে কথা 
বলা হয়েছে! তারা বলত, আমরা যদি আরবদের শিরকী দ্বীন পরিহার করে এই নতুন তওহিদী দ্বীন কবুল করি 
তা হলে সহসাই আমাদের ধর্মীয়, রাজনৈতিক ও অর্থনৈতিক কতৃত্বের অবসান ঘটবে । তখন অবস্থা এই হবে 
যে, আরবের সর্বাপেক্ষা বেশী প্রভাবশীল গোত্র হওয়ার মর্যদা হারিয়ে এ ভূবনে আমরা আশ্রায়হীন হয়ে পড়ব। 
বস্তুতঃ কুরাইশ সরদারদের ইসলামের সঙ্গে দুশমনি করার আসল কারণ ছিল এই; এতদ্যতীত যেসব সন্দেহ- 
সংশয় পেশ করা হত, তা ছিল নিছক বাহানা মান্র। জনগণকে ধোকা দেবার জন্যেই তারা এ পেশ করত। এ 
কারণে এ সম্পর্কে আল্লাহতা'আলা সূরার শেষ পর্যন্ত বিস্তারিতভাবে বিষয়টির আলোচনা করেছেন। তার এক 
একটা দিক সম্পর্কে আলোকপাত করে অত্যন্ত বিজ্ঞানসম্মত পশ্থায় সেই মৌল রোগের প্রতিবিধান করেছেন, 
যার দরুন এ লোকেরা নিছক বৈষয়িক দৃষ্টিকোণ দিয়ে হক ও বাতিলের চূড়ান্ত ফয়সালা করছিল। 


রি En Cn EECA 


ECO Cr tr রসে 


সি 


ed ECO MCC 


Cn nw 


Cn CW nS 


৮285 OR dL? £22 


নয়তার রুকু (সংখ্যা) .আল-কাসাস সূরা, (২৮) ৮৮ তার আয়াত (সংখ্যা) 


700৫0 


ee 
শে] 


ECE 


অতীবমেহেরবান ' অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরুকরছি) 


196৫ গৈ 


0 


পূ 


সে 


0) 


৩৯৮৪ র্ 
2০৮9 & 


মধ্যে 


Ea 


or 


সস 


টিপে 


পে 


শে 


a 


দেশের 
(অর্থাৎ মিশরে) 


i 


চত 
মি 


রি হি ডি ৪৪ HE 58:62 


সে জবেহ তাদেরমধ্যে একটিদলকে দূর্বল করে রাখভ 
হৃতে ৃ 


১১৮১০১০১20০৮১০০৮০০০০০০2৮77/৮7৮৭ 
আইসিস 


সস 


ভিজ 
Le) 


পেলে) 


৫20 


১. ত্বা-সীন-মীম । 

২. ইহা সুস্পষ্ট গ্রন্থের আয়াত। 

৩. আমরা মূসা ও ফেরাউনের কিছু কিছু অবস্থা যথাযথ ভাবে তোমাকে শুনাচ্ছি, এমন লোকদের কল্যাণ লাভের 
উদ্দেশ্যে যারা ঈমান আনে। 

৪. প্রকৃত ঘটনা এই যে, ফেরাউন পৃথিবীতে সীমালংঘন ও বিদ্রোহ করেছে এবং তার অধিবাসী জনসাধারণকে 
দলে উপদলে বিভক্ত করে দিয়েছে। তন্মধ্যে একদলকে সে লাঞ্চিত ও অপমানিত করছিল। তাদের পৃত্র 
সন্তানদেরকে সে হত্যা করত এবং কন্যা-সন্তানদেরকে জীবিত থাকতে দিত । আসলে সে ছিল অত্যন্ত বিপর্যয় 


সৃষ্টিকারী লোকদের অন্তর্ভুক্ত 


ডি 


nc ol ol ont ox mc ox on on a Oo 
RRR 


দে 


rece 


) 


আলি 


সদ 
5 


পু 


1৫০) 


রী শি 
দূর্বল করে রাখা 
হয়েছিল ২ 
2 এরা পপ 5 25 2€ 
পি ৩ ঃ od 


তাদেরকে বানাব আমরা ৬ 
পর্ণ ৩ 2৯ ৬ 2 ৮১১ 12 
০৮৮১ ৫৮ 2 ০৪১৪ & এ ০%০ 2 ৪ 0259৯ 
ফিরআউনকে আমর এবং পৃথিবীর মধো তাদেরকে ৩ এবং ইউ 


A334 ঠা ১? 5 
2 0032 ৮৪ (22১ 5 ০০৩ ৯, 
ং হামানকে 


৫.আর আমরা চেয়েছিলাম দুর্বল করে রাখা লোকদের প্রতি অনুগ্রহ দান করতে ! তাদেরকে নেতা বানিয়ে দিতে 
ও উত্তরাধিকারী বানাতে । 

৬. পৃথিবীতে তাদেরকে ক্ষমতাসীন করতে এবং তাদের থেকে ফেরাউন, হামান ও তাদের সৈন্য-সামান্তকে সে 
সব কিছু দেখাতে চেয়েছিলাম যাকে তার! ভয় করত। 

৭. আমরা মূসার মাকে ইংগিতে১ বলেছিলাম ,“একে দুধ খাওয়াও, পরে যদি তার জীবন সম্পর্কে তোমার মনে 
আশংকা জাগে, তাহলে তাকে নদীতে ভাসিয়ে দাও এবং কোনরূপ ভয়-ভীতি ও চিন্তা-ভাবনা করো না। আমরা 
তাকে তোমার নিকটেই ফিরিয়ে আনব এবং তাকে নবী-পয়গন্থরদের মধ্যে শামিল করব” 


২ ১. মধ্যে এ কথার উল্লেখ বাদ দেয়া হয়েছে যে,- হাহ এর তেজ 
র্‌ Ebel BAL. 


সুরা আল-কাসাস ২৮ ৭২ পারাঃ ২০ 


(ml 


[a ৰণ ৫ % 52৩৫. EAA ন 2৮ 2৮481. রদ 
6) ৮৬ 519৩৩ ৩১৩ Or ০1 APNG 


দুঃশ্িস্তা ও শত্র তাদেরজনো সে হয় যেন ফিরআউনের লোকজন তাকে অতঃপর 


Pn neh 


| 9 পাঠ 02 ১৫ Ee ৫ ৫৩টি পার ৯6৩ রথে UG রি 4 ৮৫৯) 
৩৭ 5০৬ ১০০৯৪৯৫৩৪০৮ 5558 54565 


> $ 
রি ৫০) 
Gat পর 
বলল এবং অপরাধী ছিল তাদের উভয়ের সেনা 
বাহিনী 


5 


সু 


A 


নস 


০ 


2, ০৭৫ 2/14 ৩ AL 122 wf ৮ 
[৮ (৬৬৬ 256 ৩} ৮৬১ ৮০211 
সে সে অবশ্যই উপক্রম হয়েছিল নিশ্চয়ই. বিচর্লিত মূসার মায়ের অন্তর 
সম্পর্কে প্রকাশ করবে যে 


AS 


৮ 


(2 223, তা dR ৫ 1৫৮1৮ ৫৮র 
e af FANS (4 
92১2৮) 92 ০৮৩) GE PUSS ৩1 
ঈমানদারদের অর্ততভূক্ত সে হয় যেন তার অন্তরকে আমরা দৃঢ় করতাম 
(আমাদের ওয়াদারপ্রতি) 


Cn) 


৮. শেষ পর্যন্ত ফেরাউনের ঘরের লোকেরা (তাকে) নদী হতে তুলে আনল, যেন সে তাদের জন্যে দুশমন এবং 
চিন্তা ভাবনার কারণ হয়! বাস্তবিকই ফেরাউন, হামান এবং তাদের সৈন্য-সামান্ত বড়ই অপরাধী ছিল। 

৯. ফেরাউনের স্ত্রী (তাকে) বলল, এই বালক আমার ও তোমার জন্যে চক্ষু-শীতলকারী । তাকে হত্যা করো না। 
আশ্চর্যের কি আছে, এই বালক হয়ত আমাদের জন্যে কল্যাণকর হতে পারে কিংবা আমরা তাকে পুত্র বানিয়ে 
নেব। অথচ তারা (পরিণাম সম্পর্কে) ছিল সম্পূর্ণ বে-খবর। 

১০. এদিকে মূসার মা'র অন্তর বিচলিত হয়ে উঠছিল, সে তার গোপন কথা প্রকাশ করে বসত যদি আমরা তার 
অন্তরকে দৃঢ়. করে না দিতাম, যেন সে (আমাদের ওয়াদার প্রতি) ঈমানদারদের মধ্যে হয় । 


দূ 


2 


পিপিপি পিস সলিল এসসি 


৪ ৩ EXPAT 


রহ 4৫ ০৬১ রি 2 রত 

তই ৬ % ৬৬১ ১422 ৩৯৯) আপ এ 

হতে তাকে সে অতঃপর তার পিছনে তার বোনকে (তার মা) এবং 
দেখতেছিল পিছনেযাও বলল 


পিকে 


৫0০ 
লু 


৮৫, 
মিসস 


LM) 
Crt 


/ ৮ চার A AD ( 22323 2৮ / 
ml Hie > 3 0022 


এবং টেরও পেল না 


on OCS 
CCL 


এ 


এ 
০] 


“পরত 27 2 পানর 

হণ 3 ন ৬ 
রি কি বলল অতঃপর 
একপরিবারের লোকদের সম্বন্ধে তোমাদেরকে রা 


4 লৈ) 


UC, 


পি 


ঠা FRE TAA 7222 LA 22 
41 02৮ S222 OUD LD DS 
কল্যাণকামী তারজনো তারা এবং 

ফিরিয়ে দেই (হবে) 


৫ Add, পা পরুঙ্কু Ar P22 
৩৩2 91 3; ৩১০০ ১2 ৩৬ 


7 


সস 


%. 
0 


নল 

89০. 
সে 
0) 


ot 


la 
ত 
০8:01 


2 


তরে 
সিল: 


0০৫৯ 
টিপি 


22 


(রা 
দু, 


282: 
পি 


et A 394 এট A 


OULD সে 
জানে না তাদের 


9 


৫ 


৮০৮০৫ 
ir 


bd 
সৈপপিপিসের 


রঃ 


28462 
নগদে 


2, 
{9 


০৯ 
সস 


১১ সে বালকের ভগ্মীকে বলল, তার পিছনে পিছনে যাও। সে অনুযায়ী সে দূরে থেকে তাকে এমন ভাবে 
দেখতে লাগল যে, (শত্রুরা) তা টেরও পেলনা। 

১২. আমরা ইতিপূর্বেই শিশুর জন্যে দুধ-সেবনকারীনীদের স্তন হারাম করে দিয়েছিলাম । (এ অবস্থা দেখে) 
মেয়েটি তাদেরকে বলল, “আমি কি তোমাদেরকে এমন গৃহের সন্ধান করে দেব যার লোকেরা এর লালন- 
পালনের দায়িত্ব নিতে পারে এবং কল্যাণ কামনার সাথে একে রক্ষণাবেক্ষণ করতে পারে?” 

১৩. এভাবে আমরা মূসাকে তার মা'র নিকট ফিরিয়ে আনলাম, যেন তার চক্ষু শীতল হয়; সে চিন্তায় কাতর 
হয়ে না পড়ে এবং জানতে পারে যে, আল্লাহর ওয়াদা সত্য ছিল, কিন্তু অনেক লোক তা জানে না। 
কুকুঃ ২ 

১৪. মূসা যখন পূর্ণ যৌবনে পৌছিল এবং তার লালন-পালন সম্পূর্ণ হল, তখন আমরা তাকে বৃদ্ধি-মন্তা ও জ্ঞান 
দান করলাম ৷ নেক্‌ চরিত্রের লোকদেরকে আমরা এরূপ্‌ই পুরস্কার দিয়ে থাকি। 
নু 0৯১৯2৯০০2০৯33৯5৯222৯2৯2৯৭2555255252552৬2-৯2 


শব্দার্থ কুরঃ-৬/১০ 


দা 
EE 


CEG 


40৯০৯ ডি). 
সেলে 


80৮০৫৫০0০১0 
26625 


0৮৪০: 
ঠা) 


সূরা আল-কাসাস ২৮ ৭৪ পারাঃ ২০ 
৩৩০ ০১:১০:2০: ২২২২; 00 


ভে ভে ৩ 73 ৩৯৫ ০5 5 


অতঃপর কোন এক সময়ে বং 
সে পেল বক (যখন) দর 


লু 


পপ রে ) 


মর 


লি] 2 পথ | র্ণ কাত ও 2 AS 2. | 
[21455 EE তত RE ৩ টু 
হ্‌ তারদলের এই _ তারা দুজনে মারামারি ডি তারমধ্যে ও 
3 সত জাতি) এ অসি (একা) ঃ 
a At পাও 2 এ 204 Pr ঠি 
Lo] ০৩ টি ৪৪ 0 [oe রে ; ৬১ চু 
পা GY ৩৮ 4৩ 32 ৫১. BELL হ৮১৩ | 
%3| (তার) যে ছিল বিরুদ্ধে তার দলের অন্তর্ভুক্ত (সে) তার্‌নিকট)অতঃপর তার শক্র(দলের) টু 
ন্ট যে(ছিল) সাহায্য চাইল সু 
[ 
০ এ ১৫৫ IEEE ॥ 2 676% ০১:2% 2 টু 
© ফু চে রি 
৩০ 1৩ রা ৫4৮৩ (2৮১ ৩১০ ৬১৯১ Ye ৩ ৪ 
অন্তভৃক্ডি এটা (সাথেসাথেই। তার ব্যাপার অতঃপর মূসা তাকে তখন তার শত্রুর অন্তর্ভুক্ত রর 
হল 0৪ রিনি 
3 ৮ রে 4 5» ৮৫ | ন রঃ 
ঘা ও চা 9৬2৯ ৩: 5৩৩ 8S) bs ১৮ টু 
রর দিল সুস্পষ্ট শত্রু সেনিশ্চয়ই শরতানের কাজের | 
23 
3. 


রে, 


89, 
ক্ষ 


on tnt Pu 
EEE 


সে 


() 


0 


Ci 


Mo 


CEES 


৫৮৫৮৪০০০১ 


as এ পরত রও 


OR ON Of 


১৫. (একদিন) সে এমন সময় শহরে প্রবেশ করল যখন শহরবাসীরা অসতর্ক অবস্থায় পড়ে ছিল। সেখানে সে 
দেখল দু'জন লোক মারামারি করছে। একজন তার নিজের জাতির ছিল, আর অপর জন ছিল তার শত্রু জাতির 
লোক । তার জাতির লোকটি শক্রপক্ষের লোকটির বিরুদ্ধে সাহায্যের জন্যে তাকে ডাকল । মূসা তাকে একটি 
ঘুষি মারল, এবং এতেই তার কর্ম সাংগ হয়ে গেল। (এই কার্য সংঘটিত হতেই) মূসা বলল,এ শয়তানের কান্ড । 
আর সে বড় শত্রু ও প্রকাশ্য বিভ্রান্তকারী। 

১৬. পরে সে বলতে লাগল,“হে আমার আল্লাহ আমি আমার নিজের উপর যুলম করেছি, আমাকে ক্ষমা কর”। 
আল্লাহ তাকে মাফকরে দিলেন২ তিনি ক্ষমাশীল ও দয়াবান। 


দু 


৫ ৬ 
০ 


০৯৮৫১ 
মিস] 


CC) 


দৰ 


has 
চলত 
১ 


৬ 
চুন 
শট শেপ 


০৫০০ 


(ow 
2 


সু 
সু 


পরও) 


২, মাগফেরাতের' অর্থ উপেক্ষা করা ও ক্ষমা করে দেওয়া হয় এবং দোষ ক্রটি গোপন করাও হয় । হযরত 
মূসার (আঃ) প্রার্থনার মর্ম হচ্ছে -আমার এই গুণাহ (যা আমি ইচ্ছাকৃত ভাবে করিনি) ক্ষমা করে দাও এবং 

তা গুপ্ত রাখ, যাতে শত্রুরা এ সম্পর্কে কিছুই অবগত হতে না পারে। 
TERT A 


উঠ 


পি 
পেপসি 


মিলে 


i 


OB lL OC) 


সূরা আল-কাসাস ২৮ ৭৬ পারাঃ ২০ 
হত 


এ (৩৯ ২০৮ 4০১ ৬১ ২৮ ২১১ ৯৯ ২০ 


aS El 
নি 2৫. ৮ 551 ANSE 
৪ ৩ 2 Ed পে টের ০ ৫০ রি 22 2 1 পি oo র্‌ 
| রি AS NEC ( 2৩৫১ 0) 21 ৪ ৩৩ রি 
দস একব্যক্তিকে তুমি হত্যা যেমন আমাকেতুমিহত্যা যে তুমিচাচ্ছকি মূসা হে (ইসরাঈলী) | 
টপ করেছ করবে . বলল Be 
শি] Ph 5 1 
৪৬ ১242 * 24 ৪ Z, 24 বে ই 5 2 2৮ Re 
০৯) ও 5৬8 ৬ J VL ৩১০৮ ৩ ) ১৮০৯ ্ 
39 এদেশের মধ্যে  স্বেচ্ছাচারী তুমি যে এব্যতীত তুমি না গতকাল Ra 
্ | / 


নি? 


ৰ, 
4 


৯ 
jo ৬ 
I) ৪ 


সে 


১৫০১ 


0. 
৪. a | 
3 ৮ 


র্‌ 

নি 
3 0] 
3 
৬ টু 
৪5 Ba 
3 
Ed টু 
Fd 3 
a টু 
৯ ্ঃ 
23 2 
Le 
3 
হত 
2 { ড Ls 
হই তখন সে চিৎকার করে উঠল ৪ বলল, “হে মূসা! তুমি কি আজ আমাকে টু 


রি তুমি কি এই দেশে অত্যাচারী হয়ে বসবাস করতে চাও, সংশোধন করতে চাও না? ২ 
রশ ২০. এর পর শহরের এক প্রান্ত হতে এক ব্যক্তি দৌড়িয়ে আসল এবং বলল,৫ “মূসা! কর্তা ব্যক্তিদের মধ্যে টু 


|) 
fa 


ই পরামর্শ হয়েছে তোমাকে হত্যা করবার বিষয়ে, ভুমি এখান হতে বের যয়ে যাও। আমি তোমার একজন রি 
টু . 
%| মংগলকামী” ৷ 
( ) 
S| টা 
) 
2 এ আহবানকারী সেই ইসরাঈলী ব্যক্তিই ছিল, হযরত মূসা (আঃ) পূর্বে যাকে সাহায্য করেছিলেন। তাকে টু 
ন ধমক দেয়ার পর যখন তিনি মিশরীকে প্রহার করতে চলেছেন তখন ইসরাঈলী লোকটি মনে করলো যে- | 
2 ‘আমাকে প্রহার করতে আসছে' ৷ সে চিৎকার করতে শুরু করে দিল; এবং নিজের মূর্বতার কারণে | 
ন্ট 


গতকালের হত্যাকান্ডের রহস্য ফাস করে ফেললো । l 
৫. অর্থাৎ এ দ্বিতীয় ঝগড়ায় যখন হত্যা-রহস্য ফাস হয়ে গেল, এবং সেই মিশরী গিয়ে এ সম্পর্কে খবর দিল 


0 
9 


704 


১০ 


ঠা 


. 
টু তখন এই ঘটনা ঘটলো । 5 
2 1; 


w 
চ% 
89৫ 


৯৯০৯০০০১৯:৭০৯১০৭2০৭2৯2৭১০2৯০৯৭১০৭2১০৯2৯১০:৭32০22১2৭2৯2৭25০25552522559545292222- 


€ 


সূরা আল-কানান ২৮ ৭৭ পারাঃ ২০ 


SM TE 
% ন 7১০ 
ভীতঅবস্থায় সেখানহতে সে তখন 

বেরহল 


2475 ১)। 22) রণ 
5 OULD! 52) ৬ 
যখন এবং . যালেম লোকদের হতে 


/, 
০১৫৮০ 
পর 
তিলে টা 


2৪ 


৫0৫৯ 
26 


5 


0) 
rt 


Cont oa 
ir () 


ছে 
0. 
হি 


তুলল 
৫292 


02০1 
0 


পৌছলো 


i 


Co) 
গে 


5 
ছু 


৮ রে পা ১ গা ৫ 

১2৩১ ০ 

এবং পানি পান করাচ্ছে লোকদের মধ্যহতে একদল 
(নিজেদের জন্তুগুলোকে) 


4154 ৫81৫৫ 4 ১৫৫৫5 2 
RACY ০ ১১১১ তে ৫৮১৯ 
তোমাদের দুজনের কি (মূসা) দুজনে আটকে রেখেছে দুজন স্ত্রীলোককে তাদের 

ব্যাপার বলল (তাদের জন্ত্ুলোকে) 
€ 54 ZIP / পরি 
রাখালের 


বৃদ্ধ আমাদেরআব্ৰা এবং 


are enor 


৯০৫ 
সস 


টি 


0, 


চর 
সস 


০০৫ 
হস 


১, bd 

a 00, 

৫0০ 
০০০) 


CoC) 


(তাদের জন্ুগুলোনিয়ে) 


১০০১৪ 
পি) 


২১. এই সংবাদ শুনা মাত্রই মূসা ভীত-সন্ত্রস্ত হয়ে বের হল এবং সে দোআ করল, 

“হে আমার রব, আমাকে যালেমদের হাত হতে রক্ষা কর” । 

রুকুঃ ৩ 

২২. (মিশর হতে বের হয়ে) মূসা যখন মাদইয়ান অভিমুখে রওনা হল তখন সে বলল,“আশা করি আমার রব 
আমাকে ঠিক পথে পরিচালিত করবেন৬ 1” 

২৩. যখন মাদইয়ানের পানির কৃপের নিকট পৌছল তখন সে দেখল, বহুসংখ্যক লোক নিজেদের জন্তুগুলোকে 
পানি পান করাচ্ছে। তাদের নিকট হতে বিচ্ছিন্ন ভাবে একদিকে দু'জন স্ত্রীলোক নিজেদের জন্তুগুলোকে আটক 
করে রেখেছে। এই দু'জন স্ত্রীলোক জন্তুুলোকে আটক করে রেখেছে। মূসা এই দুজন স্ত্রীলোককে জিজ্ঞাসা 
করল,“তোমাদের কি অসুবিধা?” তারা ব্লল, “আমরা আমাদের জন্তুগুলোকে পানি পান করাতে পারি না, 
যতক্ষণ এই রাখাল লোকেরা নিজেদের জন্তুগুলোকে নিয়ে চলে না যায়। আর আমাদের পিতা একজন অতি 
বয়োবৃদ্ধ ব্যক্তি” । 
৬. অর্থাৎ সেই রাস্তা যার দ্বারা আমি নিরাপদে মাদইয়ান পৌছব। 


22220 


Moore 
0 OG Of OD 


৫০. 


সি 


৮৫৮০০৮৮০০৫4 
OPK DO Pf OBO oh ORC OC 


০89 


৮৫০০৮৮১০০৮9 
OB Dk Of OG OP OO 


292৯2525252 


0 
OR RN 


সস 


গরু 


্ 
এ] 


AIS ত্র ৩.৫ রর ০ AL পে ১৬ AA 

IFN GOL EE el Ge 

আপনাকে আমারআববা নিশ্চয় (ষেয়েটি) লজ্জা ও শালিনতার সাথে 
(শোয়াইব আঃ বলল 


‘ / ৫৫4 বৃ তে পুচ 6৫ / ৮৫০৫ 
ভি এ ৮ সিন ও ১৯] 
অতঃপর আমাদের আপনি(জন্তগুলো ) (তার) পারিশ্রমিক 

আসল যখন পক্ষহয়ে পানিপানকরিয়েছেন যা কে 


(on 
সস 


সা 

সর 

লুল 
মিসস 


en RC nS 


PRE TAA রি le রণ Ard রত ৮৫ 
ওঠ BEEZ ৯ OE ৭ | 
হতে ৬৭ ভয়করো না সে বলল সব বৃত্তান্ত 


সর 


cro সিসির 


551৮5 পর্ণ ৮৪৮05 ১0 
5 By! ৬১ [৪৬০ ৬১০ 
তাকে চাকরীদিন হে 


(কন্যা)দ্বয়ের .একজন বলল 


2 
টেডি? 


Etat 


9৫৪৭, 656 ৫৫৮3 


বিশ্বস্ত (যে) আপনি চাকরী দিবেন 
শক্তিশালী 


6০29 


২৪. একথা শুনে মূসা তাদের জন্তুগুলোকে পানি পানকরিয়ে দিল। পরে সে এক ছায়াছনু স্থানে গিয়ে বসল এবং 
বলল ,“পরোয়ারদেগার! তুমি আমার প্রতি যে কল্যাণই নাযিল করবে আমি তারই মুখাপেক্ষী” । 

২৫. (অল্প সময় পরেই) এই দু'জন স্ত্রীলোকের একজন লজ্জা ও শালীনতাবোধ সহকারে তার নিকট এসে 
বলতে লাগল,“আমার বাবা আপনাকে ডাকছেন , আপনি আমাদের জন্যে জন্তু-গুলোকে যে পানি পান 
করিয়েছেন তিনি আপনাকে তার প্রতিদান দেবেন।” মূসা যখন তার নিকট পৌছিল এবং নিজের সমস্ত কাহিনী 
তাকে শুনালো তখন সে বললঃ “ভয় করো না, এখন তুমি যালেম লোকদের হাত হতে বেঁচে গেছ” । 

২৬. এই দু'জন স্ত্রীলোকের একজন তার পিতাকে বলল, “আব্বাজান! এই ব্যক্তিকে চাকরী দিন, সেই 
সর্বাপেক্ষা ভালো ব্যক্তি যাকে আপনি চাকরী দিবেন, যে শক্তিশালী ও বিশ্বস্ত হবে" । 


5025557554৭ 


সর 


9০ 


3 
£ 
<! 
5 
3 
: 
ত 
হু 


মল টি 


পিস 


তু 


৭৯ 
CE 


সূরা আল-কাসাস ২৮ 


CAT 
0 


টি 


টিসি 


ই52825--7-8757572-5-8--7-8--8-6- 


CO nt Om Dm Onan ml Cat Onl on OC Od mon Ln onl On on ml om ao op mB 


১৪৪ 


ALN তা ঠ৬৩র্ত A. ৫ 
৬৯ ৬ নি U 
| > ৬৬৬ 5 রণ জপ উ ১১ 


তা 


৯ 


ভি 


ক 


ঠা তে পাও 


ক 
টি 


পু 


0০০ 


এটা 
1৯৩৩ 


(চুক্তি) 


Ll 32 


৬ 


ও আমারমাঝে 
রত বো 
১ ৮৬০ 


আল্লাহ এবং আমারউপর বৃদ্ধিপাবে 


28) 


Cn On ol om on nt ono OR on Do On onl 


শা 


EF 
চট 
[i 
টু 
টু 
7 
i 
ডট 
রি 
চি 
4 
4 
F 


২৭. তার পিতা (মূসাকে) বলল 


, “আমার ও আপনার মধ্যে এই কথা ঠিক হয়ে গেল! এই দু'টি মিয়াদের মধ্যে আমি যাই 
কথাবার্তা আমরা ঠিক করছি, 


১২১০২১১২১১১ 


র্‌ 
চ 
ঢু 
টু 
টি 
চট 
Ls 
: 
d 
চ 


CE 
$ 
ট 


পূর্ণ করব তার পর আমার প্রতি আর কিছু বৃদ্ধি হতে পারবে না । আর যে সব 


আল্লাহ সে বিষয়ে নেগাহবান রয়েছেন।” 


২৮. মূসা জবাব দিল 


000 


oD 


সস সস ১৯১৯ 


২২০) 
(০2০ 


১৯৪০৭১০৪১২৯, 


BG 
১০ 


Ca Sl 
OG Ce Ps De CC. Ae PC. OC CC CPs OSS Ps Oe CS OP DP OG) 


2d পাপা পা পপ 
4১১ 252 455) 
ভার পরিবারসহ যাত্রাকরল ও নির্দিষ্টমেয়াদ 
যখন 
স্পা ৩ ১ 40৫ £%(৫ ১) নে 2 
2) 2১১2) 08 9৬ 55501 ৩3৩ 98 
ুরপাহাড়ের দিক 


আগুন তুর 


Oo DC SG nC Sd 


প্র 


০ প্র ০ 


BB, 
Ln DAD 


#2 


৩০০ 
আমি 


সস 


(৫৫ 


Ss SC, SG 


৫0080040888 


£ 254) IDG 549 8 


শর্ত 
হতে পবিত্র ভূখন্তের উপর 


৮৫ 
ৃ 
্ 


YW পাও পা 12 


০৬:০৬ 
বিশ্বজাহানের 


০0080) 


Ce SC SC 


80 


রুকুঃ ৪ 

২৯. মূসা যখন মিয়াদপূর্ণ করে দিল, এবং সে তার পরিবারবর্গকে সংগে নিয়ে যেতে লাগল, তখন 'তৃর' 
পাহাড়ের দিকে সে আগুন দেখতে পেল। সে তার পরিবারবর্গকে বলল,“তোমরা থাম, আমি আগুন দেখেছি, 
সম্ভবত আমি সেখান হতে কোন খবর নিয়ে আসব কিংবা এই আগুন হতে কোন অংগারই নিয়ে আসব, যা 
হতে তোমরা তাপ গ্রহণ করতে পারবে" । 

৩০. সেখানে পৌছবার পর উপত্যাকার দক্ষিণ কিনারায় ৭ অবস্থিত পবিত্র ভ্খন্ডের একটি গাছের আড়াল হতে 
আওয়াজ উঠলঃ “হে মূসা! আমিই আল্লাহ, সমগ্র বিশ্বের মালিক” । 


Ss Si SC DC a, Sn aC: SC 
OG Bs Pe OG 


Sale 


0 


বে 


Cnc ats Sat Ss Ss 50 


৭. অর্থাৎ সেই কিনারে যা হযরত মূসা (আঃ)-এর ডান হাতের দিকে ছিলো। 


চস 


১4০৫৮২১4০40 i HOO HS SS 


G) 
৬ 


Oo Sal, Sas SCs Sul Sad, SC 
(POG OCC 


enecee- eae e Lene enec een nc execnceatt eu nnentae ene nae R-ecen0nn-ecen ee, exe-nene anit een. 


মদত শলা তা লিল দলত শল 


512 2০ 


স্পট ৬৬৮৯ & রর ৩১. 9০১০৯) 


রর রা ot 
কে তোমার বগলের মধো তোমার হাত প্রবেশ করাও 


প্রস্তর 


12 পু রে ১৫ 222 44 

৬৩৪ ৬৩ 1১22) 3 555% 

তোমার হাত তোমার(বুকের) চেপেধর এরং কোন 

(বাচার জন্যে) উপর (মিলাও) দোষ 
314 90 


2 0%2 4 5 ৩০৪ ৬১৩৪৮ 


ও ফিরআউনের 


৩১. এবং (নির্দেশ দেয়া হল যে,) তোমার লাঠি নিক্ষেপ কর। যখনই মূসা দেখতে পেল যে, সেই লাঠি সাপের 
মত হামাগুড়ি দিয়ে চলছে, তখন সে পিঠ ফিরিয়ে পালাতে লাগল এবং মূখ ফিরিয়েও দেখল না। (এরশাদ 
হল), “মূসা, ফিরে এস, ভয় পেয়ো না, তুমি সম্পূর্ণ ভাবে নিরাপদ । 

৩২. তুমি তোমার হাত তোমার বগলে প্রবেশ করাও, কোনরূপ কষ্ট ব্যতীতই তা উজ্জ্বল আলোক-মন্ডিত হয়ে 
বের হবে। আর ভয় হতে বাচবার জন্যে তোমার হাত বুকের উপর চেপে ধর৮ ৷ এই দু'টি উজ্জ্বল নিদর্শন 
রহ রজত 
লোক।” 


DOO DOO EN TE DERE OE স্স সদ সনদ 


অর্থাৎ কখন যদি কোন ভয়াবহ অবস্থার সৃষ্টি হয় যাতে তোমার অন্তর ভীতিখস্থ হয়ে পড়ে তবে নিজের বাহু 
বুকের উপর মিলাও। এর ফলে তোমার হৃদয়ে শক্তির সঞ্চার হবে এবং ভয়-ডরের কোন প্রভাব তোমার 
মধ্যে অবশিষ্ট থাকবে না । আর বর্তমানে নিজের হাতের লাঠি সাপ হয়ে যাওয়ায় যে ভয় হয়েছে তাও চলে 


tb 
bar: 


০৫ 


চু 


রর যাবে 


সূরা আল-কাসাস ২৮ ৮২ পারাঃ ২০ 


১১০১০১০৯৭৯১৭৯২০২১৭১৯১৭১৯১৯১১৭০৭৯৭১৯৯২০২১৯১৯১৯১১৯১১ 


53 নং ৬৭ ৫ 
EE 85 এ 9) > 


আমাকে ভারা হত্যাকরবে যে আমি-অতএব একব্যক্তিকে তাদের মধ্যহতে আমি হত্যা নিশ্চয়ই হে আমাররব সে বলল 
ভয়করি করেছি 


ROR ROR RoR OR OR OR OR ORC OM RC NC OR OR HCH OR এর 


এ 
শি 


4০ 


(fale SC 
গেসে 


সস 


ঢু 
গে 


আমি 


এ, 
টি 


টি, 


১ 
সে 


৪ 
চট 


(, Sa Sa 
COC On OC 


হে 
a 


CC 


এ. 
নিস 


এ 


(০৫ 


2 


) 
4 


2. 


I, 
শি 


টি, 


Sas SCs acs 
টি, 


টি, 


ls 
জে 


lo) 


রে 


ক্ল 
প্র 


a 
শে 


সস 
৫ ৬ বু an: 
ন 


( Su S10 SC 
চে 


SC eC 


গু 


৮০৪৫ 
টি 


Prat A A 224 21221 Ld AEE 
LAS তি তে AC এ ১৯৪১ 


ভোমাদের দুজনকে যারা এবং তোমরা দু'জন আমাদেরনিদর্শন তোমাদের দু'জনের তারাপৌছতেপারবে 


BADD এ৫$, 


টি, 
নি 


hn 
লে 
De) 


 ) 


te অনুসরণ করবে গুলোর বলে নিকটে (কষ্ট দিতে) et 
রি ASE নু 
০ ০৯৯০ |£ 


|) 
বিলয়ীহবে 


2 


চস 
গেসে? 


৫) 


সু 
সপন 


৩৩. মূসা আরয করল, “প্রভূ! আমি তো তাদের একটি লোককে হত্যা করেছি । ভয় করি, তারা আমাকে মেরে 
ফেলবে। . 

৩৪. আর আমার ভাই হারান আমার অপেক্ষা অধিক বাকপটু । তাকে আমার সাথে সাহায্যকারী হিসেবে পাঠাও, 
যেন সে আমাকে সমর্থন দেয় (আমি আশংকা বোধ করছি যে, এই লোকেরা আমাকে অমান্য করবে”। 

৩৫. আল্লাহ বললেন,“আমরা তোমার ভাই এর দ্বারা তোমার হাতকে মজবুত করব. এবং তোমাদের দু'জনকে 
"এমন প্রতিপত্তি দান করব যে, তারা তোমার কোন অনিষ্ট করতে পারবেনা । আমাদের দেয়া নিদর্শনসমূহের 
বলে বিজয় তোমাদের ও তোমাদের অনুসরণকারীদেরই হবে ।” 


০ 
ও জং 


সঙ 
৮৫৮ 


এটি 


2 
তে 
হত 
নি 


৫ 
গেছে 


টিম 


Sly Sete SG SC 


GOO 


৫0 


a 


টি 
GC 0 


BABB 
৮০ 


(Hs ডে) 


চু 
CG Sa J 


সি: 


তে 
০৫ 


TB 
[Gt 


CORR HOR RHR NCR RR RR RRR ROR RK IRR RRR RCRA SRR RL SRR SR DR RR DCR RR Mo 


‘সূরা আল-কাসাস ২৮ ৮৩ পারাঃ ২০ 


২৯১৪৪১৪১১২৪ সই ১১৯১৯১8১১১১ 
Vv ৫42 Ko 

পে 

রতি ৩৬ 


তাদের কাছেআমল 


পে 
শে 


ডং 


টি 
তে 


CC CH WS 


টু, 


গন 


০ 
চে] 


৮০) 


চে 


Ci 


যে 
122 ৮৬ ৩৩১৫৫ » শর্ত) 
2 i রথ / 
৬০৯ 06 29০82 ডত 
বলল এৰং পূর্বেকার আমাদের পিতৃ 
পুরুষদের 


ন ৫৫ 5 / ১ 5 1 7 সপ্ন 24 
৫৫ 0H es 55৪ ৪৬৪ 2৩ ৩০ 


তারজন্যে (শুভ) কে এবং তাঁর নিকট হাতে হেদায়াত সহ এসেছে (তার)সম্পর্কে 
যে 


G SC oC Se 
DC OS 


DSC da SC ce Sr SC 
DCC OR I OC 


292929. 


s 25 


7১; 4) 


Co 
9 


BAAD 
গে 


G30 S 


০ 


বরের হন 
০০4০০ 


হু 


J SoC Sats Safe Sal, dad, aC 
OPC Be) 


2) 
০4 


০১4৫ 
টন! 


তো কিছুই না, এ শুধু কৃত্রিম যাদু মাত্র! আর এসব কথাবার্তা তো আমরা আমাদের বাপ-দাদার সময় হতে 
কখনই শুনতে পাইনি" । - . 
৩৭. মূলা জবাব দিল,“আমার রব সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে খুব ভালভাবে ওয়াকিফহাল রয়েছেন যে ব্যক্তি 
তার নিকট হতে হেদায়াত নিয়ে এসেছে এবং শেষ পরিণাম কার ভাল হবে তা তিনিই ভাল জানেন । বস্তুত 
যালেম কখনই কল্যাণ লাভ করতে পারে না” । 

৩৮. আর ফেরাউন বলল, “ হে সভাসদবৃন্দ! আমি তো নিজেকে ছাড়া তোমাদের কোন রবকে জানিনা । 


পি 
RD 


ঠি 


Go 


SC Sn Ss Sa এন 
0 


চ25 
গস 


এ 
Co 


G SG fac, Se 
গুহ 


০০০০ 
হা 


ee SS NN SOC Nex SSR CRS 


সুরা আল-কাসান ২৮ ৮৪ পারাঃ ২০ 


১৫৮৪১০০৪০৪৪ 


নটৰ 


22555552575555535855555535585555257525555555555555555655557 ৯৪০৯১৯৯১২১০ হাহ ০ 
Bal ke fl টী চি 

শা £/ ০ 2: 22 5 jw (A #2! 2 20017 

রর উরে 3 ০৯৩ 5) & ৬০১৪, ৩ ৩ ৃ 
Rt সুউচ্চপ্রাসাদ আমার অতঃপর মাটির উপর হে" আমার সুতারাং 

ta | জন্যে বানাও (অথসৎ ইট তৈরী কর) “হামান জন্যে জ্বালাও আন 
গু চে ৬ পপ ৮ 

হত পর্ণ ow LLL ১২ রণ 1 52৮ |] 4 ৮1064 তু 
sos ০৯৮৯ 03৮5 ৮৬০৬০ ৪৮ 0৮৮৮5 GS 
৫] অর্ত্তভূক্ত ডাকে আমিঅবশ্য নিশ্চয়ই এবং মূসার ইলাহর প্রতি  আমিচড়ে  সন্তবত | 
tl মনেকরি আমি (দেখতে)পারি 

Rt 

a) . 4555 তে টি Ado 2 / ত ৩৬ ১ টং 
শ ৪ ৯ 

৪ (2)৯ CB ৬১১০৩ ১১ KEN CEI! 
u পৃথিবীর মধ্যে তারসৈনাবাহিনী ও 'সে অহংকার করল এবং মিথ্যাবাদীদের টং 
্ 

A 2333 A C724 EAE TAA 3 24 : 
54৬1 
ta পরত্যাবর্তিভহবে না আমাদেরদিকে তারা যে তারা মনে এবং ব্র্তীত “ 
2! 'করেছিল অধিকার ্ 
Bt 

nl AL #207 ভিত ৮2 5515 tA Coss 7 5১2৫৫ Pe 
০ ৮৩ 21৯1৬ গ রি 1 ৷ » 

£8 ্ে ১ ূ € 3 (৮৪৫১৩১৯১৬১৩ 2 ১৩০৬ 8 
তত কেমন- দেখ এখন সমুদ্রের মধ্যে তাদেরকেঅত$পর তার সেনাবাহিনী ও তাকে অতঃপর |] 
৫ আমরামিক্ষেপকরলাম কেও আমরা ধরলাম ee : 
লি € 
Al ৮০৮১৫ LL 22d 72 1 2/07 ers ‘ee 
০১৮৩৩ হা ৮৫৮৬৯ 5. 90১১2 HC EE 
তু টি £৮ ৃ জরা চে et 
2] . আরা ডাঁকে নেতৃবৃন্দ তাদেরকে আমরা. এবং ' যালেমদের পরিণাম হয়েছে [8 
2 (লোকদেরকে) (অথচ) 
tel - | 

ta রন ৮১৮৫) ০৬? পরা তে ও A 

‘2 ০০১/৪ ১ 25) 22.3 OL -3৮ 
তাদের সাহায্য করা হবে না কিয়ামতের দিনে এবং দোযখের দিকে নর 
Bl LE 
E gl 
tl F £ 
Rl 

বৃ হামান! ইট তৈরী করে আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ করে দাও তো! সম্ভৱত আমি তাতে ঃ 
রি আরোহণ করে মূসার ইলাহকে দেখতে পাব, আমি তো তাকে মিথ্যা মনে করি”। 1 
| ৩৯. সে এবং তার সৈন্য-সামন্ত পৃথিবীতে কোনরূপ অধিকার ছাড়াই নিজের শ্রেষ্ঠত্বের অহংকার করে বসল। | 
£9| মনে করল যে, তাদেরকে আমার নিকট কখনো ফিরে আসতে হবে না। te 
2 ৪০. শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার সৈন্য-সামস্তকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম । এয়ন দেখ, | 
[DH 1 be 
8 এই যালেমদের পরিণাম কি হয়েছে! Fe 
AE 7917857755 র দিকে আহবানকারী নেতা বানিয়ে দিয়েছি। কেয়ামতের দিন তারা কোথাও | 


BB 
টি 
A 


হতে কোনরূপ সাহায্য পেতে পারবে না। 


1p IB 
Hl ) 
ভুল 
৫ a 


নু 
0] 
3] 
রঃ 
A 
: 
৫] 
রা 
টিটি 


Serene ১২০১১০১৯৪২১১১২৭৯২০১২২১২২২১১ ৭ 


সূরা আল-কানান ২৮ ৮৫ পারাঃ ২০ 
[১৯৯৯০ EE EDD DEES লা ভ 


& Dos 5 5 ৫2 ৩3৩) ১৬ ৯১ (৪৬51 র্‌ 


৮৬৬৯ 
এবং অভিশাপ দুনিয়ার ই 


ও 
রী) 


গস 


সি 


রগ 
মধ্যে ' তাদেরপশ্চাতে . এবং 
আমরা লাগিয়েদিয়েছি 


রেগে তা ELE ANE 


০০৮ উ 51 উপ 5 & ৫৯১ ০9 


৯৯ 
চি 
২ প্র 

তে 


এ 
ন 


Ce 


সস 
নং 


- 
খ 


OCS 


2 পরে কিতা আমরা দিয়েছি নিই এবং রর. জাতি 
IR 

Ba fl ce 
UEDA AA 7 292.2 ৫ ৩.৫ ee 
26] £. 2 ৮ ছি 
81 ৮৩ ১ ১৬) রি ৫58) ৩2১ ৰো ৫ Gt 
A রি হেদায়াত এবং লোকদেরজন্যে জ্ঞান-বর্তিকা্বপ ২. বংশখরদেরকে আমরা ধ্বংসকরে দেওয়ার 
Be 


00৫80 
টি 
চা) 
> 
৬ \ 
২ 
২৬ 
টং 
ঢং 
ঢং 
NN 
চি 
ডি 
N 
tN 
(3 
CN 
\e a 
Go 


প্র 
vel :.. 
চি 


রে তারা যাতে রহমতহিসাৰে ও , 


R 
? 
এ 
FE] 


CG Sat? Suc Say 
G্‌্- 
N 

পি 

ক ৬৪ 

বব 

N 

৬৬ ৬ 
উর N 
টি 
৬২ 

২ 

টং 
৮ 
সা 
৬৯ 
be) 
৯৯ 
$ 
LU) ° 
€ 
২ 
৬৯ 
১ 
সস 


0 ধান মূসার প্রতি আমরাদানকরে যখন (ত্রপাহাড়ের) : | 
nt ছিলাম 2 
ta we 


1, 
শি 


টা 

5 2৫ (ur A 2 552 LE রি 1/ ইট 25 পু 

৮92০ 05৬5 652 6 ৬৪5 Seg 
রউপর 


অতঃপর (বহু) বংশধরকে আমরাউখিতকরেছি 
অতিবাহিতহয়েছে রঃ 


A 
৮০৫ ce 
ত Fo 
নত A তং 
‘Jae প্রত্যক্ষদর্শীদের ie 


ডে 
১০ 
সি 


টে, 


প্র 
গস 


ঠে 
bd 
be 
সি 
৬ 
টি 


৮৫9৫ 
2 
৮৯৫০ 


টি 
Ce 


এ 


2 
< 
ধু 
নি 
সে 


টি 
চর 


এ 

পে 
১ 
পা 


৪২. আমরা এই দুনিয়ায় তাদের পিছনে অভিশাপ লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন.তারা বড়ই অবাঞ্চিত 
অবস্থায় পতিত হবে। 


র্‌ 
0 


৮৫ 


রা নু 
£8] রুকুঃ ৫ | et 
|| ৪৩. অতীত বংশধরদের ধ্বংস করে দেয়ার পর আমরা মৃসাকে কিতাব দানকরেছি, লোকদের অর্ন্তপৃষ্টির |: 
[ই] সাম্রীরূপে , হেদায়াত ও রহমত হিসেবে; যেন লোকেরা শিক্ষা গহণ করতে পারে। তু 
[| 8৪. (হে নৰী!) নেই সময় তুমি পশ্চিম কিনারায় অবস্থিত ছিলে না৯' যখন, আমরা মূসাকে শরীয়তের এই ' র্‌ 


হ, 
ans 


ফরমান দান করেছি, না তুমি সাক্ষীদের মধ্যে শামিল ছিলে। 


3 
On) 


৫ 


রি ৪৫. বরং তার পর (তোমার সময়-কাল পর্যন্ত) আমরা বহুসংখ্যক বংশধরদের উথিত করেছি এবং তাদের le 
হট উপরও, বহুকাল অতিবাহিত হয়ে গেছে ।. 


a 
এ 


১৮০ 


9 
lo) 


৯. পশ্চিম কিনারে বলতে তৃরে সাইনা বুঝাচ্ছে যা হেযায থেকে পশ্চিম দিকে অবস্থিত 
১৪ টি a SRN NSCS NOR ১১১১১১১১০১১ তু নুতন তুলুন 


5 
ধু 


৮2৭০5 


সমূহ 
৮৩৫ 5 556 z 22 
2৮০৮) cD 5 > 3256 ১৭ ১৯০) 
(এটা) কিন্তু আমরাআহবান যখন ত্রপাহাড়ের 
অনুগ্রহ করেছিলাম 


GBS > 


Fld 


9299599920295 2900000325 00D 


b 
£ 
AS LS 


SEG 


nt He) 


22/2 শি 


95 প্র ৩ 


কোন মুসিবত তাদের (উপর) (হতো) 
পড়ত যে 


ky) 


tl 
f 
টু 


৬7914 ৫৫ 


তুমি পাঠালে না কেন হে আমাদেররব 


৫5552 ৮ ৮১%4 ৫021) 2 ৫% রর /54 
oar রি ০০ 3০০ রব 
9৬১৪৮ 92 ৩৮৩ 5 oS! রি aL (৮) 

টস তত 
সু'মিনদের অর্তভৃক্ত হোতাম আমরা এবং তোমার আয়াত 1 কোনরসূলকে আমাদেরপ্রতি ূ 


টি 


১৪১৪১) 


৫ 


এ, 
le) 


টি 


০টি, 


টস 


৮০ 


তত 


মধ্যে বর্তমান ছিলে না। কিন্তু (সে সময়কার এসব খবর ) আজ আমরাই পাঠাচ্ছি। 

৪৬. আর তুমি তৃর পাহাড়ের পাদদেশেও তখন উপস্থিত ছিলেনা, যখন আমরা (মূসাকে প্রথমবার) ডেকে 
এনেছিলাম। বরং এ শুধু তোমার রবের রহমত বিশেষ (যে, তোমাকে এসব তথা জানিয়ে দেয়া হচ্ছে) যেন 
তুমি সেই লোকদেরকে সাবধান ও সতর্ক করে দাও যাদের নিকট তোমার পূর্বে কোন সাবধানকারী লোক আসে 
নি; সম্ভবত তারা সতর্ক হয়ে যাবে। | 

8৭. (আর এ আমরা করেছি এজন্যে যাতে) এমন যেন না হয় যে, তাদের নিজেদের কৃতকর্মের দরুণ তাদের 
উপর যখন কোন মুসীবত এসে পড়বে তখন বলবে, “হে আমাদের রব তুমি আমাদের প্রতি কোন রসূল পাঠালে 
না কেন, পাঠালে আমরা তোমার আয়াতসমূহের অনুসরণ করতাম ও ঈমানদার লোকদের অর্ত্তুভুক্ত হতাম” । 


te BoC, Du, Sa 


7 হু 


2722-99902 000002502502 


রর 
রি 
রর 
রর 
পক 


রর 
র্ 
ৃ 
ঢু 
ৃ 
ৃ 


খল 


সূরা আল-কাসাস ২৮ ৮৭ পারাঃ ২০ 
স১৯০১২০৯১৯৯৯১১৯২৯২৯৭৯১১১১৯০১১১১২১২১৯১-৯১১৯১৯১১৯১১৭৪২১২৯ 


ূ 
; 
% 
ৃ 


চী) 2 মির AE ACL > ৩৫৭ 146 8 

তা 05 0 পিঠ VE UE & EAT CG 2 
রি (তার) তাকে দেওয়া না কেন তারাবলল আমাদের নিকট হতে সত্য তাদের(কাছে) কিন্তু রর 
রে 2 হয়েছে রঃ যা যখন, 

[2 1 22 PAS 5 22322 তেরে (৫ ॥ ১ 25 / | 
i (৮৪০ ২3৭) EY ” 5) ১৫৩৮৭ 321 রর 

2 মূসাকে ' দেওয়াহয়েছিল যা কিছু তারাঅন্বীকারকরে নাই কি মূসাকে দেওয়া হয়েছে যেমনই টু 

atl 1 

৮. 6 


e) Se GS সি 

€ তু 

২ 

Ne 

( e E\ 
সি 

\ 

tN 

৬৬ \ 

CSO 


=> ত্র EE 1 2 AE টি 2 

SLAG 9৯৯৯৮ 19৩ ০০০১ ০ 

প্রতোকটিকে নিশ্চয়ই তারাবলল আরও পরম্পরে সমর্থন (কোরআনও তওরাত) ভারা ইতিপূর্বে 
করে দু'টিই যাদু বলল 


৫৪ 
গু 


a পা ১ রঃ 2 5 ৬৪ মা ১৮14 52 5554 তত 
টি 52 A ৬৯৪ ৩৪ ES 15৩ SS 9১৫৪ | 
te চা আল্লাহ্‌র নিকট হতে কোন কিতাব যিদ বল 
nl 3 

B 5 CE রণ ১০০ 1 ১১৫ ৩ 225 6 S22 9 পা ন্‌ 
র্‌ শি ৩ ৩) ০:১৬০ AS ১৮ sl Ge ৪৩৩ 
হত না অতঃপর সতাবাদী তোমরাহও যদি করি সেদু'টির চেয়ে ০: er 

a 22 eI 2336/7 ৫৫ এরাও 7 5৩৫ 

রত চি ie রব 22 2 
১৫ পা OF ced ol ৩ ৬১ 1১১2৩৪ রর 

তাদের  খেয়ালখুশি  তারাঅনুসরণ মূলতঃ জেনেরাখ তবে তোমার তারা সাড়া দেয় 

শুলোর করছে (ডাকে) 

৫ 

৪৮, কিন্তু আমাদের নিকট হতে সত্য যখন তাদের নিকট এসে গেল, তখন তারা বলতে লাগল ,“তাকে সে সব 


GA 


কেন দেয়া হলনা, যাকিছু মূসাকে দেয়া হয়েছিল? ইতিপূর্বে মূসাকে যাকিছু দেয়! হয়েছিল১০ তা কি তারা 
অস্বীকার করেনি? তারা বলল, “ দু'টিই যাদু৯৯' এদের একটি অপরটির সাহায্য করে।” আর বলল, “আমরা 


টপ 


শি 


কোনটিকেই মানি না৷" 

৪৯. (হে নবী!) তাদের বল, “ভাল, তাহলে আন আল্লাহর নিকট হতে কোন কিতাব যা এই দু'টি হতেও 
অধিক হেদায়াতদানকারী হবে, যদি তোমরা সত্যবাদী হও ; আমি তারই অনুসরণ অবলম্বন করব ।” 

৫০. এখন তারা যদি তোমার এই দাবী পূরণ না করে, তাহলে বুঝে নাও যে, এরা আসলে নিজেদের লালসা- 


বাসনাব অনুসারী । 


১০. অর্থাৎ মক্কার কাফেররা, মৃসাকে (আঃ) কবে মান্য করেছিল যে এখন তারা বলছে, মূসাকে আঃ) যে 
মো'জেযা দেয়া হয়েছিল মুহম্মদ (সঃ) কে কেন তা দেয়া হয়নি? 
১১. অর্থাৎ কুরআন ও তৌরাত উভয় কিতাব। i 


এ 


সত 


ক টু 
ৃ্‌ 


নু eee eee সস ৯৯১৯১ 


৯৮৮ 


পারাঃ ২০ 


abl ৩ ০৫৬ 25 ১224 (755 &% ৬০ (1 
আল্লাহ . হতে. রা ০৮৭ অনুসরণকরে (তি) চেয়ে অধিক বিভ্রান্ত ৩ আর | 


On nt, SC Dn nl Je nt, PS jC 0, 


Oe) 


72 ১৮৫৩৮ € ৮ ৫ 
৬০৪ ৩৪ 5 ৬ ১৯১১) 25 ৪৮৪ I Hor 
আমরাউপর্যুপরি নিশ্চয়ই এবং বেরা) সৎপথদেখান না আল্লাহ নিশ্চয়ই | 

পাঠিয়েছি যালেম রঃ 


গজ 
টিটি, 


tt 
2) ॥ ৫ ঃ ৮ রি ৫৫ 2৯৫৮ 126) ৯৫ 
a 2. DCE 5৯০৫ 59৫ 052) 

fl ৮৫১ ৩:৬৯ ৩ ৬৩ £ 28৩ 7৫, 
a তাদেরকে আমরাদান যারা (অর্থাৎ উপদেশ গ্রহণ করে = হয তাদেরজন্যে 


করেছি আহলে কিতাবদেরকে), 


ও রণ রা ৪৮:১০:2০ 
৩৩০ 1১) 2 ০0 ৩১ ৩2. => 
তারা 


আবৃত্তিকরাহয় যখন এবং ঈমানআনে এর উপর 


টস 


CC 6 OC, SC hae 


এ, 


SG SG I) 


সু 


2 


COG SC DC JG SC SG OC, SC ee SoG 


Lo) 
hat 


আর সেই ব্যক্তি অপেক্ষা অধিক গোমরাহ আর কে হবে যে ব্যক্তি আল্লাহর হেদায়াত ব্যতীত 
শুধু নিজের লালসা-বাসনার অনুসরণ করে চলে? আল্লাহ এ ধরনের যালেমকে কখনই হেদায়াত দান করেন না। 
রুকুঃ ৬ 

৫১. আর (নসীহতের) কথা পর পর আমরা তাদের নিকট পৌছেছি যেন তারা গাফিলতি হতে জেগে উঠে। 
৫২. ইতিপূর্বে আমরা যাদেরকে কিতাব দান করেছিলাম তারা এর (কুরআনের) প্রতি ঈমান রাখে১২। 

৫৩. আর যখন ইহা তাদেরকে শুনানো হয় তখন তারা বলে, “আমরা এর প্রতি ঈমান আনলাম, এ বাস্তবিকই 
সত্য, আমাদের রবের নিকট হতে নাযিল হয়েছে, আমরা তো পূর্ব হতেই মুসলিম" ৷ 


jC SG SC. SG 


BIB, 


চি, 


OC SG 


০ 


চে 


DG Re SC 


ae) 


SC 


১২. এর অর্থ এই নয় যে, সমস্ত আহলি-কিতাব (ইয়াহ্‌দী ও খৃষ্টান) এর প্রতি ঈমান আনে । বরং এই সূরা নাযিল 
হওয়ার সময় যে ঘটনা ঘটেছিল আসলে এ ইংগিত সেই ঘটনার প্রতি-। উদ্দেশ্য, হচ্ছে এর দ্বারা মক্কবাসীদের 
লজ্জা দেয়া যে, তোমরা তোমাদের নিজেদের ঘরে আসা নে'আমতকে প্রত্যাখ্যান করছো কিন্তু এ 
নে'আমতের সংবাদ পেয়ে দূর-দূরাস্ত থেকেও মানুষ চলে আসছে এবং এর মর্যাদা বুঝতে পেরে এর দ্বারা 
উপকৃত হচ্ছে। আবিসিনিয়া থেকে প্রায় ২০ জন খৃষ্টান রসূলুল্লাহ (সঃ) কাছে এসেছিলেন এবং তার কাছ 

থেকে কুরআন শুনে ঈমান এনেছিলেন এ ইশারা সেই ঘটনার প্রতি। 

মহন নুনু 


CS 


৮০০৫ 


মু 


2 চে পাও 


জে 


চিত. 5, প্র, ও পর, আ. ও পর আআ আজ জং পে আর শ্রিও। 


1১৮০ 15) 


তারা শুনে যবন এবং 


রিযুক 
১৫ ECT তির Lr 2/ 

বি CCE ET 

Jee (তোমাদের আমলসমূহ শি আমাদের আমল আমাদের তারাবলে এবং 
সমূহ জন্যে (রয়েছে) 

ঠর্প 5 ৬ পরত রা 
৬ ৬৬৩ ১ এরি ৪৫১ ০ 
যাকে হেদায়াতদিতে না (হে নবী) না 

পার তুমি নিশ্চয় ইট 


১ E.R, জজ. জা ভ, 2) রা, ভা, শে চা. 8, ভা) 8) ভি জে, জ। জা) হা পা! | 


2 ৫0১৩ 5 
5১ 5 হু ০০ ৬৬৪ HY 
তিনিই ইচ্ছেকরেন 


যাকে সংপথদেখান আল্লাহ 


হিল 


|, B.S. ভা, জু, জা? জা, জা, ea জা, জা, হো, ভাত জা, Dd. জা হে, ডি) ডি, জ। ভা, জি. জি) জ। জো, জা, 


৫৪. এরা সেই লোক, যাদেরকে এর ফল দু'বার দেয়া হবে ১৩ সেই দৃঢ়তার বদলা স্বরূপ, যা তারা দেখিয়েছে । 

তারা মন্দকে ভালোছারা দূরীভূত করে। আর আমরা তাদেরকে যে রেযক দান করেছি তাহতে তারা খরচ করে | 

৫৫. তারা যদি কোন অর্থহীন উক্তি শুনতে পায় তখন তারা একথা বলে তা হতে আলাদা হয়ে যায়, “আমাদের 

আমল আমাদের জন্যে, তোমাদের আমল তোমাদের জন্যে । আর তোমাদের প্রতি সালাম, আমরা জাহেলদের 
মত-পথ অবলম্বন করতে চাই না ১৪ । 

৫৬. (হে নবী!) তুমি যাকে চাইবে, তাকে হেদায়াত করতে পারবে না তবে আল্লাহ যাকে ইচ্ছে হেদায়াত দান 

করেন এবং তিনি সেই লোকদের খুব ভাল জানেন যারা হেদায়াত কবুল করে থাকে। 


রণ ১৩. অর্থাৎ এক পুরস্কার পূর্ববর্তী গ্রস্থ-সমূহের উপর ঈমান আনার এবং দ্বিতীয় পুরস্কার কুরআনের উপর ঈমান 
ডু ‘আনার জন্য । 
| ১৪. যখন তারা ঈমান এনেছিল আবু জেহেল তাদের গালি-গালাজ করেছিল । এখানে সেই. কথার উল্লেখ করা 


mma, EB ECE, duane, ঢা? 


চিল হিপ 


জি. রং জা) জা। জ, tN. 0.0. জা, চর হা. পা) জা) জা. |, টি, GG, EB. জগ 


পা ১০৫ ASTANA 2৯৫৫? 
Us D) 1 ৫৮৮5 
জানে কিন্তু 


না তাদেরঅধিকাংশই 


SRC Ce ws a jae Sa, oC, Sa Sor WP al Sl ls 


LPO, 


» ভাত En. 0. Ee. জা 


৫৭. তারা বলে, “আমরা যদি তোমাদের সাথে এই হেদায়াত মেনে চলতে শুরু করি, তাহলে আমাদেরকে দেশ 
হতে উৎপাটিত করা হবে?৫”। এ কি সত্য নয় যে, আমরা এক শাস্তিপূর্ণ হারামকে তাদের জন্যে আবাস-স্থল 
বানিয়ে দিয়েছি, যেখানে সব রকমের ফল-ফসল চলে আসে আমাদের পক্ষহতে রেযক হিসেবে? কিন্তু তাদের 
মধ্যে অনেক লোকই তা জানে না১১। 

৫৮. এমন কত জনবসতিই আমরা ধ্বংস করে দিয়েছি 


je 


|, জা, জা, জা ভা, জো, জু, ভা, ভে, au, 


১৫. কোরায়েশ কাফেররা ইসলাম কবুল না করার ওযর স্বরূপ এ কথা বলতো । তারা বলতে চাইতো যে আজ 
তো আমরা সমস্ত আরবে মোশারেকদের ধর্মীয় নেতা হয়ে আছি কিন্তু যদি আমরা মুহাম্মদ (সঃ) এর কথা 
মেনে নিই তবে সমগ্র আরব আমাদের শত্রু হয়ে দাড়াবে । 

, এ হচ্ছে আল্লাহতা"আলার পক্ষ থেকে তাদের প্রথম ওযরের জবাব । এখানে বলা হয়েছে যে, এই হারাম- 
শরীফ যার শাস্তি, নিরাপত্তা ও কেন্ত্রীয়ত্বের বদৌলতে আজ তোমরা এতটা যোগ্য বিবেচিত হয়েছ যে সারা 
দুনিয়ার ব্যাবসায়ের পণ্য এই চাষাবাদহীন উপত্যকার দিকে আকর্ষিত হয়ে চলে আসছে, এই শহরের এই 
নিরাপত্তা ও কেন্তরীয়ত্বের মর্যাদা কি তোমাদের চেষ্টা-তদবিরের ফলে ঘটেছে? 


LBs, জে জা, ভাত ও) ee. 


রা) জা) জে, Ew জা, জা 


গল BAD 


এড 
3.’ 


Ce Sa ‘als nls Sal, Se. Suds SC 


22, 


্ত |: 
৬১৮৪ ৫ ০৮ 0 5 | 
ংসকারী তোমাররব ছিলেন লা আর | 


2 1 5.4 845৫ ৮৮৫ ৫ ৬৬ : 
celal ৯৩ 1৯৩৩ ১৯০১ CE 
- আমাদেরআয়াত তাদেরনিকট (যে) পাঠ কোন  তারকেত্রস্থলের | 
সমূহকে করেশুনাত রসূলকে ৪ 


280 পিঠ / 722 
৪০৯৮৮ 21 2 8১ 6 
যালেম তারঅধিবাসীরা যখন এব্যতীত জনপদ 

ছিল) যে সমূহকে 


তা 


জে 


ডন ফেনা, 


CG ls Dat, SC) 


সেতো 


যে সবের অধিবাসীরা নিজেদের জীবিকার দরুন অহংকারী হয়ে গিয়েছিল। - 
অতএব লক্ষ্যকর, এ তাদের আবাস-স্থল শূন্য পড়ে রয়েছে যাতে তাদের পর খুব কম লোকই বসবাস করেছে। 
শেষ পর্যন্ত আমরাই উত্তরাধিকারী হয়ে রয়েছি১৭। 

৫৯. আর তোমার রব জনবসতিগুলোর ধ্বংসকারী ছিলেন না, যতক্ষণ না তাদের কেন্দ্রে একজন রসূল 
পাঠাতেন, যে তাদেরকে আমাদের আয়াতসমূহ শুনাত। আর আমরা জনবসতিগুলোর ধ্বংসকারী ছিলাম না, 
যতক্ষণনা তাতে বসবাসকারীরা যালেম হয়ে গিয়েছিল১৮ । 


চস 


১৭. এ তাদের ওযরের দ্বিতীয় জবাব । জবাবে বলা হয়েছে যে ধন-দৌলত ও সচ্ছলতার তোমরা অহংকার কর 
এবং যা হারাবার আশাংকায় তোমরা বাতিলের উপর জমে থাকতে ও হক থেকে মুখ ফিরিয়ে নিতে চাও, 
সেই একই ধন-দৌলত আদ 'সামুদ এবং অন্যান্য জাতিও লাভ করেছিল, কিন্তু এই সম্পদ-কি তাদের 
ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পেরেছিল? ৰ 
, এ তাদের ওযরের তৃতীয় জবাব । পূর্বে যে সব জাতি ধ্বংস হয়ে গিয়েছিল তারা অত্যাচারী ছিল। কিনতু, | 
আল্লাহতা 'আলা তাদের ধ্বংস করার পূর্বে রসূল পাঠিয়ে তাদের সতর্ক করেছিলেন। কিন্তু যখন সতকীর্করণ | 
সত্বেও তারা নিজেদের বক্রগতি থেকে বিরত হয়নি তখন আল্লাহতা 'আলা তাদের ধ্বংস করে দেন। আজ .|£ 
তোমরাও অনুরূপ অবস্থার সন্ুখীন। 2 


০০০৫-০০৫০০০০০2-855-৮---55-7-৮--557756555--5525---551 


পরপর 


21206 
হি 


2 


9৮৮৫০) 05 


উপস্থিত করা অর্তৃক্ত কিয়ামতের দিনে 
(অপরাধীদের) 


১৮১৫ পাত ১৫ ৩ শর্টিত 2 5৫ 
DS GC 6৮৫৮৯ OH 


তোমরা ছিলে যাদেরকে 


॥ প্রত প্রত জে) জা) জে, ভি dR হে) ডা Nn, dE, a. Ne, জাত) জজ) জা জে da. a, জা, ঢা, চে, রা) হে রা? EO. OC EC Hm. MMO 


বলবেন 


৬০. তোমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা শুধু দুনিয়ার জীবনের সামগ্রী ও তার চাকচিক্য মাত্র । আর যাকিছু 
আল্লাহর নিকট রয়েছে তা ওটা অপেক্ষা উত্তম ও অধিক স্থায়ী । তোমরা কি বিবেক-বুদ্ধি কাজেও লাগাও না। 


রুকুঃ ৭ 

৬১, যে ব্যক্তির সাথে আমরা কোন ভাল ওয়াদা করেছি এবং সে তা লাভ করবে, সে কি কখনো সেই ব্যক্তির 
মতো হতে পারে যাকে আমরা শুধু বৈষয়িক জীবনের সামগ্রী দিয়েছি এবং পরে কেয়ামতের দিন তাকে শাস্তি 
ভোগের জন্যে হাজির করা হবে? 

৬২. (এই লোকেরা যেন) সেই দিনটিকে ভুলে না ষায়) যেদিন তিনি এই লোকদেরকে ডাকবেন ও জিজ্ঞাসা 
করবেন ,“ কোথায় আমার সেই সব “শরীক' যাদেরকে 'শরীক' বলে তোমরা ধারণা করছিলে?” 


ভর, ও ভা, ও, জা. ভা, জং জা? হা, জা. উড, জা) জা. | 


EPA Rn FR EF Rr He হত সত FOE FE Ee Hn Rn Re RRS SR Re ea Le ee ee WR 


থাটি 
CL 9 ১ 
যেমন তাদেরকে আমর! আমরাগুমন্্তাহ 
গুমরাহ করেছিলাম করেছিলাম 


ঠাপ 


০০ 5 ৪৩১৩৩ টি) ৫ ও ৬ 


|; 
বলাহবে এবং ইবাদতকরত ২ Lone 


95 ০ নি OB 2৮৩ HEE 


তারা এবং তাদেরকে তায়াডাকে সাড়াদেবে কিন্তু তখন শা 
না I 
dad ্ত ৫ 
2X 2 90১৩৫8056৫2 ও 
সঠিকপথ পেতো (এমন হতো) যয! 


যে তারা 
পাঠ পা 333 FIAT AA 


ও ৩০১ ৬৯) 


হে 
ৃ 
ৃ 


te 


৬৩. এই কথাটি যাদের ব্যাপারে প্রযোজ্য হবে তারা বলবে,“হে আমাদের রব! আমরা নিঃসন্দেহে এই 
লোকদেরকেই গোমরাহ করেছিলাম । তাদেরকে আমরা সেই ভাবেই গোমরাহ করেছিলাম যেমন আমরা 
নিজেরাই গোমরাহ হয়েছিলাম ১৯! আমরা আপনার সামনে নিজেদের নিঃসম্পর্কতা প্রকাশ করছি। এরা তো 
আমাদের বন্দেগীই করত না২০। 

৬৪. পরে তাদেরকে বলা হবে, “ডাকো তোমাদের বানানে; শরীকদেরকে '” | এরা তাদেরফে ডাকবে, কিন্তু 
তারা কোন জবাব দিবে না। আর এরা আযাব দেখে নিবে। হায়, এরা যদি হেদায়াত গ্রহণকারী হত! 

৬৫. (এরা যেন) সেই দিনটিও (ভুলে না যায়) যখন তিনি এদেরকে ডাকবেন ও জিজ্ঞাসা করবেন,“যে রসূল 
পাঠানো হয়েছিল তাদেরকে তোমরা কি জবাব দিয়েছিলে?” 


১৯. অর্থাৎ সেই সব জ্বীন-শয়তান ও মানুষ-শয়তান দুনিয়ায় যাদের আল্লাহর শরীক বানানো হয়েছিল, যাদের 
কথার মুকাবেলায় আল্লাহ ও তার রসূলদের কথা রদ করে দেয়া হয়েছিল এবং যাদের উপর আস্থা স্থাপন 
করে সরল-সঠিক পথ ত্যাগ করে জীবনে ভ্রষ্ট ও ভ্রান্ত পথ অবলম্বন করা হয়েছিল । এ সবকে কেউ উপাস্য 
ও “রব' বলে অভিহিত করুক, বা না করুক তাদের অনুসরণ ও আনুগত্য যখন সেই ভাবে করা হয়েছে 
যেভাবে আল্লাহতা'আলার করা উচিত তখন তাদেরকে আল্লাহর সংগে শরীক করা হয়েছে। 

২০. Sa lable La EL SN a 
তিন RON RR SOE Na 


RNS OO DCO TR ODOT 


Cnc mC Sal fa, 


GG SC SCG nS BC Pha on A a Pol 


£8 


ES 


oa a Bl or cH in aC Dc PC) 


Er 
46 DEL 5 
আছে: না মনোনীতকরেন এবং 
(নিজেরকাজে যাকে চান) 
1 1% 


৬৬. তখন তারা এর কোন জবাব খুঁজে পাবে না এবং একজন অপর জনকে জিজ্ঞাসাও করতে পারবে না। 
৬৭. অবশ্য আজ.যে তওবা করল ও ঈমান আনল এবং নেক আমল করল সে-ই এ আশা করতে পারে যে, 
সেদিনকার কল্যাণ লাভকারীদের মধ্যে সে শামিল হবে। 

৬৮, তোমাদের রব পয়দা করেন যা কিছু চান এবং (তিনি নিজেই নিজের কাজের জন্যে যাকে ইচ্ছে ) বাছাই 
করে নেন। এই বাছাই করে নেয়ার কাজ এই লোকদের করণীয় নয়। আল্লাহ পাক পবিত্র মহান, বহু উদ্ধে'সেই 
শিরক হতে যা এই লোকেরা করে। 


৬৯. তোমার রব জানেন যা কিছু এই লোকেরা মনের মধ্যে লুকিয়ে রেখেছে, আর যা কিছু এরা প্রকাশ করে। 


Bt 


| 


Lad পাও 5৮০ 
৬)৬৩ 2 LAC 
রর রর ০2 ০ 


পর্যন্ত সুদীৰ্ঘ রাতকে তোমাদেরউপর আল্লাহ 


পাতার তে টপ এ 
৯৯ পর্ণ ৬ 3 2০2 br #24 
১১১ ০৪ পিউ এ 2৬ 


তবুও কি 
না 


পর্যন্ত সৃদীর্ঘ দিনকে 


he ৫১৫5 2 লা 

৮ 958 OX ১০৮ AL 
তোমর(যেন) রাতকে তোমাদের(জন্যে) 

শাস্তি পেতে পার যে এনেদেবে 


৭০. তিনিই এক আল্লাহ যিনি ছাড়া আর কেউ ইবাদত পাবার যোগ্য অধিকারী নেই। তার জন্যে প্রশংসা 
দুনিয়ায়ও এবং পরকালেও | শাসন-কর্তৃত্ব ও সার্বভৌমত্ব কেবলমাত্র তারই । আর তারই নিকটে তোমাদের 
সকলকেই ফিরিয়ে আনা হবে। 

৭১, (হে নবী। এই লোকদেরকে) বল.তোমরা কি কখনো চিন্তা করেছ ষে, আল্লাহ যদি রাতকে কেয়ামত পর্যন্ত 
তোমাদের উপর দীর্ঘ করে দেন তাহলে আল্লাহ ব্যতীত আর কোন মাবুদ তোমাদেরকে আলো এনে দিতে 
পারবে? তোমরা কি শুনতে পাও না? 

৭২. তাদের জিজ্ঞাসা কর ,তোমরা কি কখনো ভেবে দেখেছ, আল্লাহ যদি কেয়ামত পর্যন্ত তোমাদের জন্যে 
দিন বানিয়ে দেন তাহলে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ রাত্রি এনে দিতে পারবে- যেন তোমরা শাস্তি লাভ 
করতে পার? তোমরা কি এসব কথা ভেবে দেখনা? 


যেন 


2 


শর তোমরাহয়তো আর. তাঁর অনুগ্রহ হতে রান 
(এভাবেই) 


চা ৩2০ 


কোথায় 


পর 2চ৩ি হা 


© ৩০৯১৮ 
(শরীকহিসেবে) 
রর > ry 
০০১১০০৪১২৭৬ 


(এটাই যে) আমার 
22 


2 ৫ শি ১৮১৫ রণ 
ও ২০) ৩১৮৪ 156 ৩৮৪৮ 6৫ 


কারণ যা. তাদেরহতে উধাওহয়েযাবে 


2 2নণ ler ॥ 22 3% 2 পা শপ 

৪৫ ৬ ৬৩৪৭ 3% 2 ৩% 

তাদেরই, (জাতির) সে কিন্তু মূসার জাতির অর্তভূক্ত ছিল 
উদ্ধত্যপ্রকাশ করল 


সখ 


হরে জা ॥ 


৭৩. সেই রবের রহমত ছিল বলেই তিনি তোমাদের জন্যে রাত ও দিন বানিয়েছেন যেন তোমরা (রাত্রিতে) 
শান্তি লাভ করতে পার এবং (দিনের বেলা) তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পার, হয়তো তোমরা 
শোকর গুজার হবে। 
৭8. (এই লোকেরা যেন স্মরণ রাখে) সেই দিনটি, যখন তিনি এদেরকে ডেকে জিজ্ঞসা করবেন,“ আমার সেই 
শরীক কোথায় তোমরা যার বিশ্বাস রাখতে?” 

৭৫. আর আমরা প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী বের করে আনব এবং বলব “এখন তোমাদের দলীল পেশ 
কর” । তখন তারা জানতে পারবে যে, প্রকৃত সত্য আল্লাহরই দিকে । আর তাদের মনগড়া সব মিথ্যাই 
নিঃশেষে হারিয়ে যাবে। 

রুকুঃ ৮ 

৭৬. এ সত্য কথা যে, কারুন মুসার জাতিরই এক ব্যক্তি ছিল। পরে সে নিজের জাতির বিরুদ্ধে বিদ্রোহী হয়ে 
{| গেল। 
ত্র নহি 


ভা আপ ee, ও, রা. আজে আও 


আজ জপ, জজ পন এ 


সূরা আল-কাসাস ২৮ ৯৭ . পারাঃ ২০ 


১৮০১৯১৯২৯৯৯০৪৯৭২৯১২২৯৯০৭১২৭৭ 


৮৯ 


2৭2 


oo a দ্র ৫ রত রি 
ন) ৬ ৬৯ 

পাক > sr LS 
একদললোককে 


(যারাছিল) ৰোঝানুয়েদিত | ধন নিসার রুহ 


এসসি 


ভি 


৩) 5 25 5 06 ১১5৪৪) gs 


ন্‌ আনন্দে না তারজাতির তাকে বলেছিল 
আত্মহারা হয়ো লোকেরা ১১৬ শক্তির এঅধিকাণী 


দা LS পাও 2 
ত AL» OUD 
* আল্লাহ (অর্থাৎ ধনসম্পদ) তাদিয়ে পাওয়ার চেষ্টা এবং আনন্দে আত্মহারাদেরকে 
তোমাকে দিয়েছেন যা কর 


পা ৮ পিএ পণ 
৩৬০ ০০৪ ৬৩৮৪ 
দুনিয়ার মাধ্যেকার তোমারঅংশ 


nn ra na 


2) 


৮4242424744 1৭ 


হা 
০] 


(Se nC, Sars Sr Sn, Sac aC 


টস 


OG CG Se Sa SG be 


পর পার্টি 


Lo) 
টু 


নন 
CRS RC FE 


টি 


Sac Sac aC Se 


Sa Su 
টন টস 


আর আমরা তাকে এত বেশী ধন-সম্পদ দিয়ে রেখেছিলাম যে, এক দল শক্তিশালী লোকের পক্ষে তার 
চাবিগুলো বহনকরা কষ্টকর হত। একবার যখন তার জাতির লোকেরা তাকে বলল, “ আনন্দে আত্মহারা 
হয়োনা, যারা আনন্দে আত্মহারা হয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। 
৭৭. আল্লাহ্‌ তোমাকে যে ধন-সম্পদ দিয়েছেন তাদ্বারা পরকালের ঘর বানাবার চিন্তা কর, অবশ্য দুনিয়া হতেও 
নিজের অংশ গ্রহণ করতে ভুলোনা ৷ তুমি অনুগ্রহ কর যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং যমীনে 
বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা করোনা; আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের পছন্দ করেন না” 


টনটন 


তি নিক নিলি 
০ 


Cao a, es Suds SC, SC, OC, OCs aC mC 
OT 


০? 
ডি) 
ত 

চট 


সি 
CS 


Gal. Si SC 
CDC ie Os OC OC 


০৪০৫০ 


১১:১১:১১ 


সূরা আল-কাসাস ২৮ ৯৮ পারাঃ ২০ 

5552555555555355555555252-5555555-4-55555555555525585555-5-55555553575575551755-57555-555557526555578585 
৫4 2A 30 3d 2 5 2 hd (23,22 ৫ CAE 
যে সে জানে নাকি আমারনিকট জ্ঞান একারণে তাআমাকে দেয়া গুধুযাত্র (কারন) 
(রয়েছে) যে হয়েছে বলল 


ko) 


স্‌ 


iC 


/ 


পচ, 
baa 


সে 


(৮০ 


১০০০০ 


Ba . (ছিল) 

8৫ 

হত] ০1১৪ ৩৮ 2 LEELA A Gat AE এব 
র্‌ ০০০০৪ ৯) ৪ > Ls 8৯ ৮ ৬০৬ 
| জিজ্ঞাসা করা না আর জনবলে অনেকবেশী ও শক্তিতে তারচেয়েও অধিকতর 


্ঠ 


চস 


La, 


(০) 


[ou হ 
নু রর বের হয়েছিল টায়ার সমূহ 

চু ৫ হি 12 পর্ণ ৩৩৩০ পাও ৬ তি রব 5 
টব ততো ১৯২০০ (৩১৩৫ SASS) শ ৮৫২৪ 3 
হত দুনিয়ার জীবন চায় যারা বলল তারজাকজমকের মধ্যে 


টে, 


১ 
ং 
Cc 
র্‌ 
্‌ N\ 
ডে 
2 
oN 
চি 
হবে 224 


ar 
ন 


I, 


চা 


OS iC SO SE KE KH ICE CRE HE 


Ju SC Dac, dar SC, 


an 


21, 


2: 


৭৮, তখন জবাবে সে বলেছিল, “এই সবকিছুতো আমাকে আমার নিজস্ব ইলমের কারণে দান করা হয়েছে” । 
সে কি জানত না যে, আল্লাহ্‌ তার পূর্বে এমন অনেক লোককেই ধ্বংস করেছেন, যারা তার অপেক্ষাও অনেক 
বেশী শক্তি ও জনবলের অধিকারী ছিল? অপরাধীদের নিকট তাদের গুনাহের বিষয়ে জিজ্ঞাসা করা হয় না২১। 
৭৯. একদিন সে খুব জাঁক-জমক সহকারে তার জাতির সামনে বের হল। যারা দুনিয়ার জীবনের আকাংখা 
করত তারা তাকে দেখে বলতে লাগল, “হায়, কারূনকে যা দেয়া হয়েছে আমরাও যদি তা পেতাম! লোকটি 
তো বড়ই ভাগ্যবান”। 


রত 


২১, অর্থাৎ অপরাধীরাতো এই দাবী করে থাকে যে,- “আমরা হলাম বড় ভালো লোক'। তারা কবে এ কথা 
স্বীকার করে যে তাদের মধ্যে কোন খারাবি আছে? তাদের শাস্তি তাদের নিজেদের স্বীকৃতির উপর নির্ভর 
করে না। তাদের পাকড়াও করার সময় তাদেরকে এ কথা জিজ্ঞেস করে পাকড়াও করা হয়না যে 'বল, 
তোমাদের পাপ কি?' 

নত 


১২২১৯০১১০১০ 


চস 


0) 
Oe ) 


লস 


সূরা আল-কাসাস ২৮ ৯৯ পারাঃ ২০ 


ES 
রে 224 
র্‌ 3 1৯১ রঃ 
te দেয়া হয়েছিল ee 
শা € 


পর্ণ 0 তানি 
EAMES 


কাজ করেছে ও শঈযমানএনেছে 1 উত্তম 


(6 RE 


Cf ac rs SG 


৮০০ 
নট দেন 


র্‌ 
re 

0 

) 

রর 


Sn oc date SC 


৮০, কিন্তু যারা প্রকৃত ইলমের অধিকারী ছিল তারা বললঃ“তোমাদের অবস্থার জন্যে দুঃখ হয়! আল্লাহর 
সওয়াব তার জন্যে উত্তম যে ঈমান আনে ও নেক আমল করে। আর এই সম্পদ ধৈর্যশীল লোক ছাড়া আর 
কেউ পেতে পারে না” । 
৮১. শেষ পর্যন্ত আমরা তাকে এবং তার প্রাসাদকে যমীনে পুতে ফেললাম । পরে তার সাহায্যকারী এমন আর 
কেউ ছিল না যে আল্লাহর মুকাবেলায় তার সাহায্য করতে এগিয়ে আসত, আর না সে নিজে নিজের কোন 
সাহায্য করতে পেরেছে। 


CC SC i A SO EI KICK KEIR 


TATA! 


8৮০ 


24474015858 


En En Aes সনদ রসদ 92920252023 202929 


BC 


১১১১২ ২৯১২১১১২১২২২১১১১৭১১১১৭২২২২২১১১১১১১১২১১১৭ 


₹ 
0 ৫ পপ ওর্প / 

Bl পর ৩৩১ Ed ৫৫৫৫ 26% বে 

| ১১52১ (১৯০০৩ 464 1৮ ৩০৬০) yal 5 
০ ক ফিতে কং 

এ] তারা বলতে লাগল গতকালকে তারনর্যাদা লাগল 

(আজ) 


0 


5 চরের 5 2, Ben 2 oy Ar 
২৪ 8 ০2 592] ৮০০ 20 S63 


CRD 
GA 


ta রিঘৃক সম্প্রসারিত করেন আল্লাহ্‌ বড়ই আফসোস 
১2 (আনরা ভুলেগিয়েছিলাম) 
a 1 দেবে 2৮৮ 

হপ পর পাপ প্র 2244 TING ৫ ৫ 24 2 ০৫. ৮ 
নু LL ভিড আত ৩৩) ৮) 5 50৬০৪ 5 ৮১৩৪ 
8 রি না আত : অবগত না যদি পরিমিতদেন আর তার বান্দাদের 
৫ bs 


টি, 


[গরসহগসেনগগগৃগ্স্রগগে সহস্র গা প্সিজস 


[০ 

te 29 / ৮৫১৮১ s 22 A (GA 

a রি টি 2 ত / 
0৬৩ এ ১০১৮ ri ৯১ ০০০2১ ৮ 2 
ী ঘর এই কাফেররা কল্যাণপায় না সে বিষয় বড়ই আফসোস 


ভূলেছিলাম (মাটিতে) 
আমরা ) 
ডি 2 L(AI3I#8 ) 2 হা ৫290 টা হা, 
১১৮ ৬১৩৯৪ ৯ ৫ ৪৩ ৯ 


না... (তোদের) জন্যে তারেখেছি আমরা 


rB, 
Ho ) 


৫০ 


এ 
Ct, Sad 


Dts fal, tC 


(১ 


Sao Sols Sac, Sac Ss Sale সত 


[সহ 


৮২. এখন সেই লোকেরাই- যারা কাল পর্যন্ত তারই মতো মযার্দা কামনা করছিল- বলতে লাগল, “ বড়ই 
আফসোসের বিষয়! আমরা একথা ভূলে গিয়েছিলাম যে; আল্লাহ তার বান্দাদের মধ্যে যার রেযক চান প্রশস্ত 
করে দেন এবং যাকে ইচ্ছা হয় পরিমিত মাত্রায় দেন। আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ না করতেন তা হলে 
আমাদেরকেও যমীনে নিমজ্জিত করে দিতেন। কাফেররা যে কল্যাণ পেতে পারে না, দুঃখের বিষয়, তা 
আমাদের শ্বরণই ছিল না” । 


রুকুঃ ৯ 


৮৩. পরকালের ঘরতো২২ আমরা সেই সব লোকের জন্যেই বিশেষ ভাবে নির্দিষ্ট করে দিব, যারা যমীনে 
নিজেদের শ্রেষ্ঠ প্রতিষ্ঠিত করতে চায় না এবং বিপর্যয় সৃষ্টি করতেও চায় না। আর পরিণামের চূড়ান্ত কল্যাণ 
কেবল মুত্তাকী লোকদের জন্যেই। 


৫ 


Bal 


সনাৰ সন সবটা টিন সব সন সস দিব পি সিন সির সন টি সংসার 


Lo) 


Joe Sale Sats Sats co Sls SC ) 


i) 


GG) 


চস 


৮০ 


9D, 


I ) 


টে 


So ls Jat BAD 


দিও 


রে 


২২. অর্থাৎ জান্নাত যা প্রকৃত সাফল্যের স্থান। 


টি 


MR RR OR OR OR ROR HR HK ROR OR 


টিটি, 


dd 


a 


চস 
বটৰ টব টব 


টে 


Sn nS Tn Snr Or a OT Tn Ta Ta Tea Tr Ta Tr nr nr Tn TR AOA 


3, 


2229 
Ci 


৬৬৫) 15৮ ৫5 ৪ I AH 
টা ক 


পার্ট তি 
(তাদেরকে)১ প্রতিফল দেয়া অতঃপর 
যারা 


CG Oc Suc ac, dc fat Sad Gd 


SERRE 


6) 


হর 
নত 
ন 
i 
8 


টি 


চটি, 


SC DC SC) 


Ge) 


৮৪. যে কেউ ভাল আমল নিয়ে আসবে তার জন্যে তা অপেক্ষা উত্তম ফল রয়েছে, আর যে খারাব আমল নিয়ে 
আসবে সে সম্পর্কে কথা এই যে, খারাব আমলকারীদের জন্যে সে রকমই প্রতিফল দেয়া হবে যে রকমের আমল 
তারা করছিল। 

৮৫, হে নবী! নিশ্চিত জেনো যিনি এই কুরআন তোমার উপর ফরয করেছেন২৩ তিনি তোমাকে এক পরম 
কল্যাণময় পরিনতিতে অবশ্যই পৌছাবেন। এই লোকদের বলে দাও, “আমার রব খুব ভাল ভাবেই জানেন, 
হেদায়াত নিয়ে কে এসেছে, আর সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিতই বা কে?” 


৮০০০৫ 


নিন 


৯ 


২৩. অর্থাৎ এই কুরআনকে আল্লাহর বান্দাদের পর্যস্ত পৌছানোর, তাদেরকে এর শিক্ষা দেবার, ও এর নির্দেশ ও 
উপদেশ অনুসারে দুনিয়াবাসীদের সংক্কার-সংশোধন করার দায়িত্ব তোমার উপয় ন্যস্ত করা হয়েছে। 


fs SCS fs, i ol, Sal ns 


Co mC SC Se st dls Sal 


্ 


০২৪৭ ৯১৯১৯১১৯২৩৯২৭১০১৯২১১৯১১৯১২১২০৮১৭১৯১০১০২১০১৩১৭৪৭ 


টি ৩৫ 


আশা করতে তুমি 


৫4 IL Ad ৫1৬১ ৫ ৬১ 
৩2৬ ৯) ৬১ ৩ 


তুমিবক্ষণো হয়ো সুতারাং তোমাররবের পক্ষহতে 


৫5৮ ৬ 1 ॥ ZL LAGE A 
৩৬০০ 4! ৩৪ 0৮ ৬৪৬০০ 5; 
এরপর আল্লাহর আয়াত হতে তোমাকে কিছুতেই(যেন) না এবং 
য় রাখতেপারে 

৫ HZ প্র {lod 1 BIA LI বে 
৮৪৬ ৭5 ৬৩৫ ৫৮ 8 2 ৬১৫, ৩০১৮ 
তুমিকিছুতেই হয়ো না এবং তোমাররবের দিকে আহ্বান আর তোমার্রতি নাধিলকরা 

কর হয়েছে 


et ৩০ 22 


৩০০১৯) 


প্রত্যাবর্তিত হবে তোমরা 


রবের অনুগ্রহ (যে, তোমার প্রতি এ নাযিল হয়েছে) অতএব তুমি কাফেরদের সাহায্যকারী হয়ো না। 

৮৭, এবং এমন যেন কখনো হতে না পারে যে, আল্লাহর আয়াত যখন তোমার প্রতি নাযিল হবে তখন 
কাফেররা তোমাকে তা হতে ফিরায়ে রাখবে । তোমার রবের দিকে দাওয়াত দাঁও এবং কক্ষণো মোশরেকদের 
মধ্যে শামিল হবে না। - 

৮৮. এবং আল্লাহর সাথে অপর কোন মাবুদকে ডাকবে না । তিনি ছাড়া সত্যই কেউ মাবুদ নেই । সব জিনিসই 
ধ্বংস হবে- কেবল সেই রবের সত্তা ছাড়া । সার্বভৌমত্ব ও শাসনকর্তৃত্ব কেবল মাত্র তারই এবং তোমরা সকলে 
তার দিকেই ফিরে যেতে বাধ্য হবে। 


[»/ ভা। nd: OD 


sR, ভা, 7 হা, EM. 


(, Bs জা) ভা। হা, হাত জো) জান জু, 


সূরা 


Gn ne 


০০৫ 


Sl dC Sl 


(87 0 SS 


এ: 


টি 


Sl SC Saf SRG S 


০4 Le) 


টা 


গাল 


ue SG Hm LC CC) 


এ সূরায় চতুর্থ রুকু'র আয়াতঃ ০১১০] 00) 4] ৬১১ ut |)১-০-)| ০/23} 013০ থেকে 
নাম গৃহীত। আয়াতে উল্লেখিত 'আনকাবুত" শব্দটি এ সূরার নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। এর অর্থ, এ 
সেই সূরা যাতে “আন্কাবৃত' শব্দটি উল্লখিত হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


৫৬-৬০ আয়াত হতে স্পষ্ট হয়ে ওঠে যে, এ সূরাটি মুসলমানদের হাবশায় হিজরত করার কিছু পূর্বে নাযিল 
হয়েছিল। এতে বলা বিষয়াদি হতে এবং আত্যন্তরীণ সাক্ষ্য-প্রমাণ হতেও এরই সমর্থন পাওয়া যায়; কেননা 
পটভূমিকায় সেই সময়কালীন অবস্থারই স্পষ্ট প্রতিফলন দেখা যায়। এতে মুনাফেকদের সম্পর্কে কথা বলা 
হয়েছে। কেবল এ কারণে কোন কোন তফসীরকার মনে করেছেন যে, এ সূরার প্রাথমিক দশটি আয়াত মদীনায় 
অবতীর্ণ হয়েছে, অবশিষ্ট আয়াতসমূহ মক্কায়; কেননা, মুনাফেক তো মক্কায় নয়, মদীনায় দেখা দিয়েছিল। কিন্তু 
এই ধারণা ঠিক নয়। কেননা এ সূরায় যে লোকদের মুনাফেকীর কথা বলা হয়েছে তারা তো সেই মুনাফেক যারা 
কাফেরদের যুলম-অত্যাচার এবং কঠিন দুঃসহ দৈহিক নির্যাতনের ভয়ে মৃনাফেকী আচরণ অবলম্বন করেছিল। 
আর এ ধরণের মুনাফেকী মক্কাতেই হতে পারতো, মদীনায় নয়। অপর কিছু তফসীরকার এ সূরায় 
মুসলমানদেরকে হিজরত করতে বলা হয়েছে দেখে এ সূরাটি মক্কী জীবনের সর্বশেষ সূরা বলে মনে করেছেন। 
অথচ মদিনার দিকে হিজরত করার পূর্বে মৃসলমানরা তো হাবশার দিকে হিজরত করেছিলেন । এ সব ধারণার 
মূলে কোন হাদীসের বর্ণনানেই। সূরাটিতে বলা বিষয়াদির আত্যন্তরীণ সাক্ষ্যের উপর ভিত্তি করেই এসব ধারণা 
প্রকাশ করা হয়েছে। আর সমগ্র সূরাটির সম্পূর্ণ বিষয়াদি সম্পর্কে সামগ্রিক ভাবে ও সবত্তিক দৃষ্টিতে চিন্তা করলে 
বুঝতে পারা যাবে যে, সূরাটির ভিতরকার সাক্ষ্য-প্রমাণ হতেই এ মক্কী জীবনের শেষ সূরা নয়- হাবশায় 
হিজরতের পূর্বে অবতীর্ণ বলেই প্রমাণিত হবে । 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


এ সূরাটি পড়ার সময় মনে হয় যে, সূরাটি যে সময় নাযিল হয়েছিল তখন মক্কা শরীফে মুসলমানদের উপর খুব 
কঠিন বিপদ এসেছিল ও কঠোর নির্যাতন চালান হচ্ছিল। কাফেররা পূর্ণ শক্তিতে-ইসলামের বিরোধিতা 
করেছিল। যারা ঈমান আনতো কাফেরা তাদের উপর খুবই যুলম-নির্যাতন চালাত। এরূপ অবস্থায় 
আল্লাহতা 'আলা এ সূরাটি নাযিল করেন। এর মাধ্যমে আল্লাহতা'আলা একদিকে সত্যিকার নিষ্ঠাবান ঈমানদার, 
লোকদের মধ্যে দৃঢ়-সংকল্প, সাহস-হিম্মত ও অনমনীয় মনোভাব সৃষ্টি করতে চেয়েছেন, আর অপর দিকে দুর্বল 
ঈমানের লোকদেরকে লজ্জা দিতে চেয়েছেন । সেই সংগে মক্কার কাফেরদেরকেও কঠোর ভাষায় শাসন করা 
হয়েছে এই বলে যে, প্রকৃত সত্যের বিরদ্দ্ধবাদীরা চিরকাল এ অপরাধের দরুন যে মর্মান্তিক পরিণতির সম্মুখীন 
হয়েছে, তারা যেন নিজেদের জন্যে সেই পরিণতিকে আহ্বান না জানায়। 


EE NE neces | 


৯৯০৯২৯৯৯৯৯৯১১১১৪২৯১৯১৭৯৯১৭৭২১৯১৯০৭১৯১১৯১৩১৭১৯১৪১৯৯৯১৯১৪১১৯১১১২১৭১১১৪১ 


সে সময় যুবকদের মনে যে সব প্রশ্ন জাগতো এ প্রসংগে তারও জবাব দেয়া হয়েছে । যেমন, তাদের পিতা-মাতা 
তাদের উপর চাপ দিত যে, তোমরা মুহাম্মদ (সঃ)-এর সংগ ত্যাগ কর ও আমাদের ধর্মের উপর মজবুত হয়ে 
দাড়িয়ে থাক । যে কুরআনের প্রতি তোমরা ঈমান এনেছ, সে কুরআনও তো পিতা-মাতার হক সবচাইতে বেশী 
বলে ঘোষণা করেছে । কাজেই এখন আমরা যা কিছু বলি, তা মেনে নাও । অন্যথায় তোমরা নিজেরাই নিজেদের 
ঈমানের বিপরীত কাজ করে বসবে । অষ্টম আয়াতে এর জবাব দেয়া হয়েছে । কোন কোন নও-মুসলিমকে তার 
কবীলার লোকেরা বলেছিল যে, আযাব আর সওয়াব যাই হোক না কেন তা আমাদের মাথায়, তোমরা আমাদের 
কথা শোন ও মান। তোমরা এ ব্যক্তি (হযরত মুহাম্মদ(সঃ)-কে) ত্যাগ কর। আল্লাহ তোমাদের পাকড়াও করলে 
আমরা নিজেরা অগ্রসর হয়ে বলব, জনাব! এ বেচারাদের কোন দোষ নেই, আমরাই এদের ঈমান ত্যাগ করতে 
বাধ্য করেছিলাম । কাজেই ধরতে হলে আমাদেরকে ধরুন। এ সমস্যার জবাব দেয়া হয়েছে ১২-১৩নং 
আয়াতে ৷ 


এ সূরায় যেসব কাহিনী বর্ণনা করা হয়েছে তাতেও বেশীর ভাগ এ কথা ফুটে উঠেছে যে, অতীত কালের নবী- 
রসূলগণকে দেখ, তাদের উপর কি সব কঠিন-কঠোর মুসীবত আপতিত হয়েছে এবং কত দীর্ঘকাল পর্যন্ত 
তাদের উপর নির্যাতন চলেছে! শেষ পর্যন্ত আল্লাহতা*আলার তরফ হতে তাদের প্রতি সাহায্য নেমে আসে। 
কাজেই ঘাবড়াবার কোন কারণ নেই। আল্লাহর সাহায্য অবশ্যই আসবে । তবে কঠিন পরীক্ষার একটা পর্যায় 


অতিবাহিত করা একান্তই আবশ্যক । মুসলমানদেরকে এ শিক্ষাদানের সংগে সংগে মক্কার কাফেরদেরকেও এ 
কাহিনী সমূহে সাবধান করে দেয়া হয়েছে যে, আল্লাহর দিক হতে পাকড়াও করায় যদি দেরি হয়ে থাকে, তবে 
পাকড়াও কখনই হবে না -এ কথা মনে করো না। অতীতে ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর নিদর্শনসমূহ তোমাদের 
সামনে স্পষ্ট হয়ে রয়েছে। তা দেখে নিশ্চিত বুঝতে পার যে, শেষ পর্যন্ত তাদের ভাগ্য বিপর্যস্ত হয়েছ এবং 
আল্লাহ তার নবীদেরকে সাহায্যও করেছেন । মুসলমানদেরকে আরও হেদায়াত করা হয়েছে যে, যুলম ও 
নির্যাতন যদি তোমাদের পক্ষে একান্ত অসহ্যই হয়ে থাকে, তবে .ঈমানত্যাগ করার পরিবর্তে ঘর-বাড়ী ত্যাগ 
করে চলে যাও। আল্লাহর দুনিয়া তো বিশাল বিস্তীর্ণ । যেখানেই নির্বিঘ্নে আল্লাহর বন্দেগী করতে পারবে 
সেখানেই চলে যাও। এসব কথা বলার সংগে সংগে কাফেরদেরকে বুঝাবার কাজটিও করা হয়েছে। তওহীদ ও 
পরকাল-এ দুটো মহা-সত্যকেও দলীল-প্রমাণ দিয়ে তাদেরকে বুঝাবার চেষ্টা করা হয়েছে। শিরক-এর প্রতিবাদ 
করা হয়েছে, তার বাতুলতা প্রমাণ করা হয়েছে। আর বিশ্ব-প্রকৃতির নিদর্শনাদির প্রতি দৃষ্টি আকর্ষণ করে 
তাদেরকে বলা হয়েছে যে, এসব নিদর্শন আমাদের নবীর প্রদত্ত যাবতীয় শিক্ষার সত্যতাই তোমাদের সামনে 
প্রমাণিত করছে। 


SC Pe 


Sac CSG BC Sl SC Se Ct SC Sn, nl SC 


CSG i SSG 


রা 2 


ALR ROR CDE CC Rt HCC ROR iD DRO RR DR NS 


সূরা আন-কারুত ২৯ ১০৫ পারাঃ ২০ 


212 ৪৫ তর 2 42157 

০ GEN ১০৬ 1 5১০৯ (7৭) 4৭ (0৩1 
সাত তার রুকু(সংখ্যা) মর্জী অল-আন্কাবুত সূরা (২৯) উনযাট তার আয়াত 
(সংখ্যা) 


রে 


0290৫ 


০৯১৪)।১৯ 1 UE 


অতীৰ মেহেরবান অশেধ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


SNE ROE, 


সে 


5 ১৫ EX EAT 2 37 CG টি ৮৫2 ৮৮৮ সপ 
3০2 0 BS Of Pl S20 
টিতে টি রর তাদেরকে ছেড়ে যে লোকেরা, মনে করেছে কি আলিফ 
দেয়া হবে লাম, মীম 


CC SO OR 


পণ ১৬ 5 222 প 22৫25 5 ৫৫) 
৬৪ (০৫৬৯) ৮ US) ৬৬৫) LEO ৯৪৪ 2552 2 ৬ | 

(তাদেরকে) আমরাপরীক্ষা নিশ্চয়ই অথচ পরীক্ষা করাহবে না তাদেরকে আর “আমরাঈমান 

যারা করেছি এনেছি" 


৮৫2৮৭ টা 52 2 ৮১৩ 9 পে প্র AAA ৩ রে 
Snead ৪ 12৫৫ ৮ AN ৩৮৩৪৩ 35 
আর সত্যবলেছে (তাদেরকে) আল্লাহ অতএব অবশ্যই 
৮৮ যারা (বাস্তব ময়দানে) নে সি 


০৬১১ 


£ 

পু 
নি 
০] 
ই 
৮ 

al 
Bt 
kl 
2! 
[| 
চ্ 
tel 
৪৫ 
ন্‌ 
্ 
১) 

৮৫ 


রম 
রণ ন গর গগ ০০০০ 


দু 


কুকু-১ 
১. আলিফ- লাম মীম; 

২. লোকেরা কি এই মনে করে নিয়েছে যে, “আমরা ঈমান এনেছি” এ টুকু বললেই তাদেরকে ছেড়ে দেয়া 
হবে? আর তাদেরকে পরীক্ষা করা হবে না? 

৩. অথচ আমরা তো এদের পূর্বে অতিক্রান্ত সকল লোককেই পরীক্ষা করেছি। আল্লাহকে তো অবশ্যই দেখে 
নিতে হবে, কে সাচ্চা আর কে ঝুটা! 


GC 


টন 


— আন-কাবুত ২৯ ১০৬ পারাঃ ২০ 


লু Fd Pd 2৫ 
ঠা মনেকরেছে কি 


৬ ও ৩ ME ৬8608 


তারা ফয়সালাকরেছে যা ফতখারাব রা 
ছাড়িয়েযাবে 


OT 


Jl si fC De 


ডে, 
Cn 


তত 


9স2স্স্ 
লি 


অবশ্যই আল্লাহ নিশ্ময়ই তার নিজেরজন্যে সে সংগ্রাম়-সাধনা 
মুখাপেক্ষীহীন টা করে 


০০৮০০৪০০০০৫ 


চস 


এ, 


৪. যেসব লোক ১ খারাব কাজ করছে তারা কি এ কথা মনে করে নিয়েছে যে তারা আমাকে ছাড়িয়ে যেতে 
পারবে? তারা খুব ভুল ও খারাৰ ফয়সালাই করছে! 

৫. যে কেউ আল্লাহর সাথে মিলিত হবার আশা পোষণ করে (তার জেনে রাখা উচিত) আল্লাহর নির্ধারিত সময় 
অবশ্যই আসবে । আর আল্লাহ সবকিছু শুনেন, সবকিছু জানেন। 

৬. যে কেউ সংগ্রাম করবে সে নিজেরই কল্যাণের জন্যে করবে২। আল্লাহ নিঃসন্দেহে দুনিয়াজাহানের কারও 
মুখাপেক্ষী নন ৩। 


(20747404288 408747474274784 


পর 
ta 


i 


১. কথার ধরণ থেকে স্পষ্ট বুঝা যায় যে, ‘যে সব' লোক বলতে যালেমদের বুঝানো হচ্ছে যারা ঈমান 
আনায়নকারীদের উপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছিল এবং ইসলামের দাওয়াতের ক্ষতি সাধনের জন্যে বড় 
বড় অপকৌশল অবলম্বন করছিল। 
'সংখ্াাম-সাধনা' অর্থ কাফেরদের মোকাবেলায় সত্য-দ্বীনের পতাকা উচু করা ও উচু রাখার জন্য জীবন-পণ 
প্রচেষ্টা চালানো। 
অর্থাৎ আল্লাহ্তা'আলা তোমাদের কাছে এই সংখ্রাম-সাধনার দাবী এজন্যে করছে না যে তার নিজের কোন 
প্রয়োজন- মায়াজাল্লাহ- এর জন্যে আটকে আছে; বরং এ তোমাদের নিজেদের নৈতিক ও আধ্যাত্মিক 


Se FC SC 0 al, 


নস Se Su Sa 


চেগ RRR 


সূরা আন-কাবৃত ২৯ ১০৭ | পারাঃ ২০ 
১১৭৯ ES ১১২৫১৯২১২০২ 


: রর re 5) রা 
৩০২৮০) We 5 লি ১ 
নেকীর ও 


কাজ করে ঈমানআনে এবং 


জে 


১৪০ 


CS 


শে 
32. 


(৬ রি 42১2 ৰণ ৪৩০ ০ তত 
গিরি অতি উত্তম তাদেরকে অবশ্যই. এবং তাদের দোষুলো তাদের হতে বি 
আমরাপ্রতিফলদেব মিটিয়েদেষ 
Xi ১৮ ১৫৮ পে ৩০ তা ৩ 5 ০৩৫ 
22৩১1 ৩০০৯ ০5 29 ০৯৬০ 1% 
তার পিতা-মাতারগ্রতি মানুষকে চন এবং ভারা কাজ করতেছিল ৫ 
b KS ৬ ০ টি 3. 98 ও ৬৩৬ ৩ ৰ ১৬০০ 
তোমার নাই যার রম মন জা কত টু 
a 
রে 


০] 


শে 


কি ক সি 


৭. আর যারা ঈমান আনবে ও সৎকাজ করবে তাদের দোষগুলি আমরা তাদের হতে দূর করে দেব এবং 
তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফল দান করব । 

৮. আমরা মানুষকে নিজেদের পিতা-মাতার সাথে ভাল ব্যবহার করার নির্দেশ দিয়েছি। কিন্তু তারা যদি আমার 
সাথে এমন কোন (মাবুদকে) শরীক বানানোর জন্যে- যাকে তৃমি(আমার শরীক বলে) জান না- তোমার উপর 
চাপ দেয়, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না ৪। আমারই দিকে তোমাদের সকলকে ফিরে আসতে হবে। 
তখন আমি তোমাদেরকে জানাব যে, তোমরা কি করতেছিলে। 


টগর 


৪. মক্কায় যে তরুনরা ঈমান এনেছিল তাদের মাতা-পিতা তাদের উপর চাপ সৃষ্টি করছিল যেন তারা ঈমান 
থেকে ফিরে আসে । এ সম্পর্কে বলা হয়েছে যে, মাতা-পিতার অধিকার নিজ স্থানে আছে। কিন্তু আল্লাহর 
পথ থেকে সন্তানকে বিরত রাখার অধিকার তাদের নেই। 


CG Sa 0 Dn > SC a > 


[ 
cs 


9855858৯8858৯৯১৮০১৭১৪৯৭১৯২২৯৩০৯০৯১০২৯১৪১০৭১৯১৪৯১১৯০২৯৯২৪০২১২০০০১০৭১০৭১৪৭১ 


সূরা আন-কখত ২৯ ১০৮ 
2655722-6-8-৮-৩---2০5-25-5-5-2-6-5-2-5555555555855520556-2-8-5-856-5555-5-2---55--6--58-25 


দু 


G0 0 50 SG, Se nls OC Ol, } 


মধ্যে এবং 


CGE 


নু 


৫প2ত পা তর্প হত শি 
2০১ ০০ 513 ৩১511 
গণ্যকরে আল্লাহর ব্যাপারে নির্যাতিতহয় অতঃপর আল্লাহরগ্র 


যখন 
৫ ৫৩2 পর্র ANE 2S ঠ ১৫৫ A 4 
৩৩ BS ৩3 ৪০ HE OS 55৪০ ANH 
রি A 


বলবেই অবশ্যই তোমাররবের তরফহতে কোনসাহায্য_ আসে উহ 


232 23 / এ Aad পাতি এত্ত MA 
(০১৩০ শু \ লি 2৩ AY 6 
অস্তরসমূহের বিয়ে নন. কি তোমাদেরসাথে আমরা নিশ্চয়ই 
রা ছিলাম আমরা 
পিজি-র Ad পা 2412 
১০১ 5 lel ৩৫৯৯ abl Ela 20 ৩১১৮০ 
অবশ্যংবোস্তরে) এবং গমানএনেছে (তাদেরকে) আল্লাহ অবশ্যই | এবং বাসীর 
জেনেনিবেন যারা  (বাত্তব ময়দানে) জেনে নিবেন | | 


চস 


১৫০৫ 


লে 
প্রতি: 


গলদ 


CnC da St Sad oC 


৫১০৩৫ 


সদন 


GC aC Sac 


dal, Se ec, Sc > nC, Sac Sts Sl, SC 


(৫82৫ 


2 
রতন । 
* 


O ৬:৪৮ 
সুনাফিকদেরকে 


৯. আর যারা ঈমান আনবে এবং সৎকাজ করবে তাদেরকে আমরা অবশ্যই সৎকর্মশীল লোকদের মধ্যে শামিল 
করব। 

১০. লোকদের মধ্যে কেউ এরূপ আছে যে বলে, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি; কিন্তু যখন আল্লাহর 
ব্যাপারে নির্যাতিত হলো, তখন লোকদের আরোপিত পরীক্ষাকে আল্লাহর আযাবের মত মনে করল, এখন যদি 
তোমার রবের তরফ হতে বিজয় ও সাহায্য এসে যায়, তা হলে এ সব ব্যক্তিই বলবে, “আমরা তো তোমাদের 
সংগেই ছিলাম” দুনিয়াবাসীর মনের অবস্থা কি আল্লাহর খুব ভাল ভাবে জানা নেই? 

১১. আর আল্লাহকে তো যাচাই করে দেখতেই হবে, কে ঈমানদার, আর কে মুনাফেক। 


ববি, 
৩ 0 


২০২ 


টে 


হে 


CSC 0, as 
৬ 


be SC 


বহনকারীহবে তারা না কিন্তু তোমাদের ক্রটিওলোর আমরাঅবশাই 
A জক 


৫ 2৩ 

2১০62 SE 

তাদেরকে অবশাই এবং তাদের বোঝাসমূহের Lo বোঝাসমূহকে 
জিজ্ঞাসা করাহবে (অনাঅনেক) 


১৫৫ পে ১৮৫2৫ বি ৫৫ Ee 
৩ 25 05৮48 1৯৬ Le | 
টন িলড। 


EL 05৫ 


তল বছর সে অতঃপর Ek nl 
(অনাত সাড়ে নয়শত বছর) অবস্থান 


১২. এই কাফের লোকেরা ঈমানদার লোদেরকে বলে, তোমরা আমাদের রীতি-নীতি মেনে চল, আর তোমাদের 
ক্রুটি গুলিকে আমরা নিজেদের উপর চাপিয়ে নিব । অথচ তাদের ক্রটি-অপরাধের মধ্যে কিছুই তারা নিজেদের 
উপর গ্রহণ করতে প্রস্তুত হবে না। তারা নিঃসন্দেহে মিথ্যা কথা বলে। 

১৩. তবে তারা নিজেদের পাপের বোঝা অবশ্যই বহন করবে, আর নিজেদের বোঝার সংগে আরও অনেক 
বোঝাও৫ ৷ কেয়ামতের দিন নিঃসন্দেহে তাদের এই সব মিথ্যা রচনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে যা তারা 
এখন করছে। 

রুকু-২ 

১৪. আমরা নৃহকে তার জাতির লোকদের প্রতি পাঠিয়েছি এবং সে পঞ্চাশ কম এক হাজার বৎসর কাল তাদের 
মধ্যে অবস্থান করেছে। 


সূরা আন-কাবৃত ২৯ ১১০ পারাঃ ২০ 


2০ ৩১৯১৮ 5 2 028) ৮৪ 
তাকে আমরা অতঃপর EEE প্রাবন 
রক্ষাকরলাম 
রর 4} AE AA তা 


Sl Jr uC Ou. On Se SC ne Se 


পর্ণ 
এবং সি ৫7 
(কথা) (স্বরণ নী 
924 ১৪৫ 


4 %6 29১১৫ 280 5 2)। 1১৩৩৪ sh 06 3) 


উত্তম এটাই তাকেই ভয়কর এবং আল্লাহর তোমরা ইবাদত 
কর 


টি 


এ 


2 পর্ণ ৩ ০22৫ পর 32424, 


১১৬২৯ SD OU 
তোমরা ইবাদডকরছ 


৫ £ পা 2272 0৫5৫ 
৩ রদ 5836 $ $ 6091 
নিশ্চয়ই মিথ্যা 


তোমরা উদ্তাবনকরছ এবং মর 


রত 5৫৫ 5 2 রণ UY 22 2 

2৩ ৫ ৮৯) 4১৩১১ ৩৩ 
22 ৩5 তা 2 4 
রিঘক তোমাদের উ এ না আল্লাহ ব্যতীত 
(দেওয়ার) জনো 


CES atid রা #32232 
£ ৮০ 1১৮০8] 2 82৩৩৪ 
তারইদিকে তাঁরই lsd এবং এ 


ৃ 


শেষ পর্যন্ত তুফান তাদেরকে ঘিরে ফেলল এমন অবস্থায় যে, তারা ছিল যালেম। 

১৫. পরে নৃহকে ও নৌকাওয়ালাদেরকে আমরা বাচিয়ে দিলাম এবং তা দুনিয়াবাসীর জন্যে শিক্ষা গ্রহণের 
একটি নিদর্শন বানিয়ে দিলাম ৬। 

১৬. আর ইবরাহীমকেও পাঠিয়েছি; যখন সে তার জাতির লোকদেরকে বলল,“আল্লাহর বন্দেগী কর এবং তাকে 
ভয় কর । এটাই তোমাদের জন্যে উত্তম যদি তোমরা জান ও বোঝ । 

১৭. তোমরা আল্লাহকে বাদ দিয়ে আর যাদের পৃজা করছ তারা তো শুধু মূর্তি। আর তোমরা একটি মিথ্যা 
রচনা করছ। আসলে আল্লাহ ছাড়া যাদের পূজা-উপসনা তোমরা করছ তারাতো তোমাদেরকে কোন রেযক 
দেয়ার ক্ষমতাও রাখেনা । আল্লাহর নিকট রেযক চাও, তারই বন্দেগী করে চল এবং তীর শোকর কর, 


সূরা আন-কাবুত ২৯ ১১১ পারাঃ ২০ 
EE ST 
ee 
( 
€ 
২০. তাদেরকে বল যে, তোমরা পৃথিবীতে চলাফেরা কর, আর লক্ষ্য করে দেখ যে, তিনি কিভাবে সৃষ্টির সূচনা 
করেন। পরে আল্লাহ দ্বিতীয়বারও জীবন দান করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুই করার ক্ষমতাশালী । 
২১, যাকে চাবেন শান্তি দেবেন; আর যার প্রতি ইচ্ছা দয়া ও অনুগ্রহ দান করবেন। তোমরা তারই দিকে ফিরে 
৫ 


CS Si SG a Sac SC nC 


IBD DTD, 
৯৫ 


BD TY 


Re PC 


SOS 
E 


নিশ্চয়ই আরোপ কর 
শর 2৮৮০৫ তা 23 #2, 2/7 র্‌ 
হিট পে Hou Ad 2৮ ৪১৭৮ 
কি সুস্পষ্টভাবে 


কিভাবে তারালক্ষ্যকরে নাই পৌছান এব্যতীত (দায়িত্ব) 


ৰন 1 রে (32 2 
৩ ৬৩১ ৩) ৬5 22 
জন্যে এটা নিশ্চয়ই তাপূনঃসৃষ্টি করেন এরপর সৃষ্টিকে আল্লাহ্‌ অস্তিত্ব দেন 


€ ১৫ 25122 ৫ 2/2 ৬ 222 Se 92 পা এ 
এ 1১১2১ ঙ ৮১৯ 3 1১১৮১ Soi 4! 


কিডাবে লক্ষ্যকর অতঃপর পৃথিবীর মধো তোমরা ভ্রমন বল সহজ আল্লাহর 


Sha 


8০5 


[9০৮ 


সস 


ছু 

76 ৫13৫ 29 “০১০ ৮৬1 ৫2 2722 RA 
SOL ৮৮১৯ ৮৮০০ 6৩০৩ | | 1৬৪ 
£8| নিশ্চয়ই  আরএকবার সৃষ্টি সৃষ্টিকররেন আল্লাহ এরপর সৃষ্টির. তিনিসুচনা 


12 


SS 


টে, 


Ce SG Sac aCe (Sale Sa 


2A, AL 2d Grd 
৫৮ ১০০ (১১০ ৮৮৯৮) 5 


Ea এবং ইচ্ছেকরবেন যাকে অনুগ্রহ করবেন ও 


টি, 


এ সচল 


Ot, a0 Sats aC Se 


টে 


১৮. আর তোমরা যদি অমান্য করই তাহলে তোমাদের পূর্বেও বহু জাতিই এভাবে অমান্য করেছে। আর 
রসূলের উপর স্পষ্টভাবে পয়গাম পৌছে দেয়া ছাড়া আর কোন দায়িত্ব নেই”। 

১৯. এই লোকেরা কি কখনো লক্ষ্য করে দেখেও না, আল্লাহ কিভাবে সৃষ্টির কাজ শুরু করেন, পরে তারই 
পূনরাবর্তম করেন? নিঃসন্দেহে তা (পুনরাবর্তন) আল্লাহ্‌র পক্ষে তো অতীব সহজ কাজ । 


Ol SG 0 


জজ SC, nls ue SC Ss nts Sl 


থু 


0S 30S 


যাবে। 


On SC J fa 


৪৫ 


রিনিরিযারোাাানারজিরার 


সূরা আন-কারুত ২৯ ১১২ পারাঃ ২০ 
285555257572-5-5557526525855555552505527775555855547557-8-25--25হ-555525525755775525255555555555 


শর্ট তা রত . রত ও রি ক পাতি 5 5 
ও 5 2 CG» f ০০১৯1 ০:১০ 2 


না এবং আসমানের মধ্যে না আর পৃথিবীর (না) আল্লাহকে)অক্ষমকারী তোমরা 0059, 
মধ্যে 


(০০0০ 


2" জারা রাত রা A G27 9s 

০৯১ lo ৩৫ ৬০ I) 
তার জাতির জওয়াব £ 

£8 ও থাকল অতঃপর বড়ই শাস্তি 


I-00, 


AD 


DB 
ban 


টি 


1p 


টি 


ধর 


২২. তোমরা আল্লাহকে না পৃথিবীতে কাতর ও অক্ষম করে দিতে পার, না আসমানে; আর আল্লাহর (হাত) হতে 
বাচবার জন্যে কোন পৃষ্ঠপোষক ও সাহায্যকারী তোমাদের জন্যে নেই। 

বুকু-ত 

২৩. যে সব লোক আল্লাহর আয়াত এবং তার সাথে সাক্ষাত হবার কথা অস্বীকার করেছে, তারা আমার রহমত 
হতে নিরাশ হয়েছে ৭ । আর তাদের জন্যে অতীব পীড়াদায়ক শাস্তি রয়েছে। 

২৪. অতঃপর ইবরাহীমের জাতির লোকদের জবাব এছাড়া আর কিছু ছিলনা যে, তারা বলল, “হত্যা কর তাকে 
কিংবা জ্বালিয়ে মারো তাকে” । শেষ পর্যন্ত আল্লাহ তাকে আগুন হতে বাচিয়ে নিলেন। নিশ্চয়ই এ ব্যাপারে 
নিদর্শন রয়েছে সেই লোকদের জন্যে যারা ঈমান আনবে। 


BRS SC PC 


0 St Se 


GCC SE BG SS 


৭. অর্থাৎ আমার রহমতের মধ্যে তাদের কোন অংশ নেই । তাদের জন্য এ বিষয়ের কোন অবকাশ নেই যে, 
তারা আমার রহমত থেকে অংশ পাওয়ার আশা রাখতে পারে । যখন তারা পরকালকেই অস্বীকার করেছে 
এবং তাদের কখনো আল্লাহর সামনে হাযির হতে হবে- একথা যখন তারা স্বীকার করেনা, তখন তার অর্থই 
হচ্ছে তারা আল্লাহর কৃপা, দান ও ক্ষমার সংগে কোন আশার সম্বন্ধ আদৌ যুক্ত রাখেনি। 


২১১১১১১২০১২ 


Sao Sa nls গজ ৫ 


ৃ 


US 25৩১৬১2২4৫৫ 
Ml ৬১১১৩ ৮০৬৯০ 
আল্লাহ ব্যতীত তোমরা গ্রহণ করেছ 


/) 2 24 ৫2 ৮2৬ *১ 2 

2 ০১2 লি GUNN Bad) 

কিয়ামতের দিলে এরপর দুনিয়ার জীবনের 
পর্ণো 17৮৫ 2 ১৮ পপ ৪ ৩ BI 
৮৮০৮৩ 5 sas ৮৩৪৯ wl 


Ld 


B 
B 
6 
B 
[) 
8 
[2 
€ 


Lo) Se Sa. Sa Sal 


২৫. আর সে বলল,“তোমরা দুনিয়ার জীবনেতো আল্লাহকে ত্যাগ করে মূর্তিগুলোকে নিজেদের মধ্যে ভালবাসার 
উপায় বানিয়ে নিয়েছ৮, কিন্তু কেয়ামতের দিন তোমরা পরষ্পরকে অস্বীকার করবে ও একে অপরের উপর 
অভিশাপ বর্ষণ করবে । আগুন তোমাদের ঠিকানা হবে এবং কেউ তোমাদের সাহায্যকারী হবে না” । 

২৬. তখন লৃত তাকে মেনে নিল। ইবরাহীম বলল,“আমি আমার রবের দিকে হিজরত করছি। তিনি 
মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী । 


টি 


১ 


৮... অর্থাৎ তোমরা আল্লাহ-পরস্তির পরিবর্তে নফস্-পরস্তির (প্রবৃত্তি পূজার) ভিত্তির উপর নিজেদের সমষ্টিগত 
জীবনের সংগঠন করেছ যা পার্থিব জীবনের সীমা পর্যন্ত তোমাদের জাতীয় শৃংখলা বজায় রাখতে সক্ষম 
হতে পারে। কারণ এখানে যে কোন বিশ্বাস ও মতবাদের উপর তা- সত্য হোক বা মিথ্যা হোক- মানুষ 
সংঘবদ্ধ হতে পারে! এবং যতই ভ্রান্ত বিশ্বাস ও ধারণার উপর প্রতিষ্টিত হোকনা কেন এখানে প্রত্যেক 
এক্যমত ও সংঘদ্ধতা পারস্পরিক বন্ধুত্ব, আত্মীয়তা, ভ্রাতৃত্ব এবং অন্য সকল প্রকার ধর্মীয়, সামাজিক, 
সাংস্কৃতিক এবং আর্থিক ও রাজনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার অবলম্বন স্বরূপ হতে পারে। 


এবার 


ঢা 824 ২৯ ১১৪ পারাঃ ২০ 


সত ey 


Salts SC SC SSG Sac, Soe SC a hac G0 hot 


দয, 


a 


{ পর পার 12 


2০6 ০৮০ 


[2 


তোমরা নিশ্চয় কি বিশ্ববাসীদের 


LSE রা রর | 6৯০৪ £ 2 0৬) 9 


তোমরা এসে এবং ও পুরুষদের (' (কাছে 
করছ (অৰ্থাৎ রা করছ) ₹মৈথুনের উদ্দেশ্য) ১১৭ 


চে 2”) 5 Ce 


ঘৃণ্কর্ম ৮৮৮ 


|) 

চু 
: 
£8 
৮ 
চু 


On le SC aC a S 


তি 


২৭. আর আমরা তাকে ইসহাক ও ইয়াক্বকে (সন্তান হিসেবে) দান করেছি এবং তার বংশে নবুয়্যত ও কিতাব 
রেখে দিয়েছি আর তাকে দুনিয়ায় এর প্রতিফল দান করেছি এবং পরকালে সে নিঃসন্দেহে সৎকর্মশীল লোকদের 
মধো গণ্য হবে। 

২৮. আর আমরা লৃতকে পাঠালাম, যখন সে তার জাতির লোকদেরকে বলল,“তোমরাতো এমন নির্লজ্জ দুকর্ম 
কর যা তোমাদের পূর্বে দুনিয়াবাসী কেউ করেনি। 

২৯. তোমাদের অবস্থা কি এই যে, তোমরা পুরুষদের নিকটে যাও, রাহাযানি কর এবং নিজেদের মজলিসসমূহে 
খারাব কাজ কর ।” 


8১882885555, 


সুরা আন-কাবৃত ২৯ ১১৫ ঃ 
F See OREN eT a aCe TO eee TeleCenter 5 তত হু 


গন 


fs Si, bl) 


দু ৩৩. ৩ 2৪১. 3 28 * ৩৮ 


ধ্বংস করব 


$) 0৬৬ 22৮ 6 6) 


নিশ্চয়ই হেবরাহীম) যালেম ছিলি উর নিশ্চয়ই 


৮৫ 21 


লে 


অতঃপর তার জাতির নিকট কোন জবাব রইল না এ বলা ছাড়া যে, তারা বলল,“নিয়ে এস 

তোমার আল্লাহর আযাব, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো 1” 

৩০. লূত বলল,“হে আমার রব, এই বিপর্যয়কারী লোকদের মোকাবিলায় তুমি আমাকে সাহায্য কর” । 
রুকু-৪ 

৩১. আর আমার প্রেরিতরা যখন ইবরাহীমের নিকট সুসংবাদ নিয়ে পৌছল, তখন তারা তাকে বললঃ “আমরা 
এই জনপদের লোকদেরকে ধ্বংস করে দেব ৯। এখানকার লোকেরা বড় যালেম হয়ে গেছে" । 

৩২. ইবরাহীম বলল,“সেখানেতো লৃতও বাস করে।” 


৯. ‘এই জনপদ বলে কওমে লৃতের-এলাকার প্রতি ইংগিত করা হয়েছিল। হযরত ইবরাহীম (আঃ) সে সময় 
হাক্রন শহরে (বর্তমানে আল-খলীল) অবস্থান করতেন। এই শহরের দক্ষিণ পূর্বে কয়েক মাইল দূরে ডেড 
সির সেই অংশ অবস্থিত যেখানে কওমে লুতের বাস্ভূমি ছিল। এখন এর উপর ডেড সির(মৃত সাগরের) 
জলরাশি প্রসারিত । এ এলাকা নিম্ন ভূমিতে অবস্থিত ও হাক্লুনের উচ্চ পার্বত্য এলাকা থেকে স্পষ্টভাবে দেখা 

294 


দিস Scns ic mc PC Dna oo lt MC a. RC Pe 


DR CON RR 


১৫০ 


সুরা আন-কাবৃত ২৯ SU oes নাঃ 
হি ১৯১০২১ ৪৯৯০৪ ৪৭১৯১১২৪৪১৪৪১৯১১২৯৭১৪৯৯১১৪১৯১১৯১৯২৯৭১২৯১৯৪৯৯২১৯১৭১১১১২১১২২১৭ ০৮০০৮ ie 


CEN LL ৫৫৮ এপতর্প ও তির ৮ 1 ১4 
কারা 
SSS 


লি শা 


প্র 


39 


আমর। তারা বলল 


১৫) 


(৫ 


প্র 


(অর্থাৎ অসহায় হল) কারণে 
Ald 2৮ 


শের ALARA 1৫ 
এড) ৬ SD 3 Ax ৯১) 120 


তে 


রস 


হন 


ন 


৫ 203 ঠ ৪ 177৯) 22১51 uk ১১৪1 


রঃ 
উন হতে শাস্তি এই অধীবাসীদের 


SLB HC dnt Sat SC SG, MC pr, SC SoG Sat, als el 


৩ 


তারা বলল,“আমরা ডালকরেই জানি, সেখানে কে কে রয়েছে । আমরা তাকে এবং -তার স্ত্রী ছাড়া পরিবারের 
আর সব লোককে" বাচিয়ে নেব ।” তার স্ত্রী পিছনে পড়ে থাকা লোকদের মধ্যে ছিল। 

৩৩. পরে আমার প্রেরিতরা (ফেরেশতারা) যখন লৃত -এর নিকট পৌছিল, তখন তাদের আগমনে সে খুবই 
উদ্বিগ্ন হযে পড়ল এবং মানসিক সংকোচ বোধ করল । তারা বলল,“ভয় পেও না, চিন্তা ও দুঃখ করো না, আমরা 
তোমাকে ও তোমার ঘরের লোকজনকে বাচাব তোমার স্ত্রীকে ছাড়া, যে পিছনে থেকে যাওয়া লোকদের মধ্যে 
গণ্য। 

৩৪, আমরা এই জনপদের লোকদের উপর আসমান হতে আযাব নাযিল করব সেই ফাসেকী কার্যকলাপের 


TET 
OG 


৮০ 


CS 


টি 


সে 


চিট, 


NE HORE MR eo Rk Dl SR MR RR a ACR RR NOR Mo তত তত দন্ত 
৫6৮৫৬) ৫ রত ॥ 
৩ raf) 


একটিনিদর্শন 


৬৯ ৪৯ 


oC SS 


3, 


১৬ ০৪৬৬০ & 
তাদের ডাই মাদয়ানবাসীদের প্রতি 


Hal Sn 


4 রা রি 
J 5 ৯১) ৫১] 152 5 এ) 15৩55 oy 
ং শেঘদিনের টা 5 ৮০৬০৬ এরি 


৯১৮ 6 A (2. 22 23423 3424 
6৮৩৩৩ Ou ০৮৯৮] 1৬ 
জর অতঃপর বিপর্যয় সৃষ্টি কারীহয়ে পৃথিবীর মধ্যে তোমরা বাড়া 
থ্যা ভাবল 


3১৫০০! 2 7 322 38/2447 224 
© a, Se ( ৫ 31১ (1, এ ৯১ 
নতজানুঅবস্থায় তাদের ঘরবাড়ির মধ্যে তারাহয়েগেল ফলে ভুমিকম্প 

(অর্থাৎ যরে পড়ে রইল) 


সন সপন গত গরগিবিপসপিপ্হগেহগগবগরস্রণ 


রর 


৩৫. আর আমরা এই জনপদটির একটি সুস্পষ্ট প্রকাশ্য নিদর্শন রেখে দিয়েছি ১০ সেই লোকদের জন্যে যারা 
জ্ঞান-বুদ্ধি-বিবেককে কাজে লাগায়! 

৩৬. আর মাদইয়ানে আমরা পাঠিয়েছি তাদের ভাই শুআয়বকে । সে বলল,”হে আমার জাতির লোকেরা , 
আল্লাহর বন্দেগী কর এবং শেষ দিনের প্রার্থী হও ! যমীনে বিপর্যয়কারী হয়ে বাড়াবাড়ি করে বেড়িয়ো না।” 
৩৭. কিন্তু সেই লোকেরা তাকে মিথ্যা মনে করে অমান্য করল । শেষ পর্যন্ত এক শক্ত ভয়াবহ ভূমিকম্প 
তাদেরকে গ্রাস করল এবং তারা নিজেদেরই ঘর-বাড়ীতে উপুড় হয়ে পড়ে রইল। 


সা 


SECS 


টি 


১০. এই “সুস্পষ্ট প্রকাশ্য নিদর্শন' বলতে ডেড সিকে অর্থাঃ মৃত সাগরকে বোঝানো হয়েছে; যাকে লৃতসাগরও 
বলা হয়ে থাকে । কুরআন মজীদে কয়েক স্থানে মক্কার কাফেরদের উদ্দেশ্য করে বলা হয়েছে যে- 'এই 
যালেম' কওমের উপর তাদের কৃতকর্মের ফলে যে আযাব এসেছিল তার এক নিদর্শন আজও প্রকাশ্য 
রাজপথে অবস্থিত । সিরিয়ার দিকে নিজেদের তেজারতী সফরে যেতে তোমরা রাতদিন তা দেখতে পাও ।' 


ক 
টিসি 


দসন সৰ সিন সস সং সস সন দিন সন্ত 


2০ 


একর 


Sl SC De DG nc Sl, Sac ats das nls a0 


Sal, CSC SS 


ফেক 


সস 


SC) 


টি 


A) 


CY 


ডা 


CCC CO CC CES LIE OG EO OTD 


১৪২১ 


AY 2 AAA 
2 © ৩৪৪০৩ 
এবং কান্ডজ্ঞানসম্পন্ন বিচক্ষণ 


০১ FA গর্ভে 3৫ 5০৫৮5 
মূসা "এসেছিল নিশ্চয় 


8 
গু 
তাদেরকাছে হামানকেও 


38 5 A BG HEAL 


না কিন্তু দেশের মধ্যে তারা দম্ভকরত তখন 


খে 5৫ SSC : গর (তি ৫৫ 


আমরাপাকড়াওত শেষপর্যন্ত 
করেছি 


৩৮. আদ ও সামূদ্কেও আমরা ধ্বংস করে দিয়েছি। তোমাদের কাছে তাদের ঘরবাড়ী হতে তাদের ধ্বংস সুস্পষ্ট 
হয়েছে। তাদের কার্যকলাপকে শয়তান তাদের জন্যে চাকচিক্যময় বানিয়ে দিয়েছিল এবং তাদেরকে সঠিক 
পথ হতে ফিরিয়ে রাখল- অথচ তাদের কান্ড-জ্ঞান ছিল। 

৩৯. আর কারুন, ফেরাউন ও হামানকেও আমরা ধ্বংস করেছি। মূসা তাদের নিকট সুস্পষ্ট অকাট্য দলীল প্রমাণ 
নিয়ে এসেছিল কিন্তু তারা পৃথিরীতে নিজেদেরকে খুব বড় বলে মনে করেছিল, অথচ তারা ছাড়িয়ে যেতে সক্ষম 
ছিলনা । | 

৪০. শেষ পর্যন্ত প্রত্যেককেই আমরা তার গুনাহের দরূন পাকড়াও করেছি । অতঃপর তাদের মধ্যে কারও উপর 
আমরা পাথর বর্ষণকারী বাতাস পাঠিয়েছি। 

এ St ER ECR SA SCRE A SRR x Ss NR Ru DC ১১৪ ই eee 


ROS 


212 > 


৩০৮ ৩৪ ৮৪5 5০১9 


আমরা ডুবিয়েদিয়েছি কাউকে তাদের মধ্যহতে আর 


(পানিতে) 
ঠ AAA 2 রি ১৯৮ 2/ 
না ১৪৯০ ৯ 59), ৪৮১৮৮, 
ই] তাদেরনিজেদের(উপর) তারাছিল কিন্তু তাদেরকে খুলমকরার আল্লাহ 


এ 


05541 


(তাদের) যারা 


5 রি, এ পার্ট রে / 
১৫ রে ৪৩১৮৩ | pe | (১৯ 0৮ 5 
সবঘরের 


মাকড়সার 


এ, 


রা 


চটি. 


টি, 


টি, 


eel ৮ (চেয়ে) (ঘর) 

ই পে ১৮১৮ / 7222 ৫ 7 ৩৪ 2৫ 
পা ০১৩৩ ৩ 2 এট COU 
ta যা জানেন আল্লাহ নিশ্চয়ই তারা জানত 


এ] 

৪ 32 পর্ণ 2 পেন পর্ণ তে রর > শর * 2০৮ 

sl eri yl ৩৪ ১৬ ডিস 52 ৭১১ 
মহাবিজ্ঞ মহাপরাক্রমশালী তিনি এনং কিছুকে ie তার 


১০১০৪০৬০৪০৪ 


Sa Dc. DC Sl, Sac, a0, Sd. ) 


টি 


আর কাউকে এক ভয়াবহ প্রচন্ড শব্দ পেয়ে বসল, কাউকে আমরা যমীনে ধ্বসিয়ে দিয়েছি এবং কাউকে ডুবিয়ে 
দিয়েছি । তাদের উপর আল্লাহ যুলম করেন নাই তারা নিজেরাই নিজেদের উপর যুলম করেছিল ৷ 

৪১. যে সব লোক আল্লাহকে ছেড়ে অন্য পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে তাদের দৃষ্টান্ত মাকড়সার মত। সে তার 
ঘর বানিয়ে তাকে একটা বড় অবলম্বন হিসেবে গ্রহণ করেছে। অথচ সব ঘরের মধ্যে অধিক দুর্বল হচ্ছে 
মাকড়সার ঘর । হায়, এই লোকেরা যদি তা জানত! 

৪২. এই লোকেরা আল্লাহকে ছেড়ে যে জিনিসকেই ডাকে আল্লাহ তাকে খুব ভালভাবেই জানেন। আসলে 
তিনিই প্রবল পবাক্রমশালী এবং মহাবিজ্ঞ। 


ইন ইস সক ইস RRR SRR RR RO RR RL SR SR SRR 


০০ 


৫ 
দেস স রসের 


০০-০০-৮০০০: ein ene 


ন “ৰ 


5 


সূরা আন-কাবুত ২৯ ১২০ পারা ২০ পারা ২১ 
nnn eS nC anne ১৯১৯১৯৭০৯১২১৯১৮৯১১৪৯১২২১৯১১১২২৭৭ 


পেতে 


সস 


৮৫ 


2১১০১ 


৮৫০2৫ 


নু 


৩] ৮৮৮০০] সা 5 AS 

চয় অর্থাৎ 
754 AEA / রবে / 
al Ls ৪ ৮১ ৮ ঠা 


আল্লাহর অবশাই এবং “খারাপকাজ এবং আশ্রীলতা 
স্বরণ (হতে) 


22222 রি চা 


© ১১৯০১ 


৪৩. এই দৃষ্টান্তগুলি আমরা লোকদের বুঝাবার জন্যে দিচ্ছি। কিন্তু এগুলিকে বুঝতে পারে তারাই, যাদের জ্ঞান- 
বুদ্ধি আছে। 
88, আল্লাহ আকাশমন্ডল ও পৃথিবীকে সত্যতার ভিত্তিতে সৃষ্টি করেছেন। আসলে এতে ঈমানদার লোকদের 
জন্যে একটি নিদর্শন রয়েছে। 


রুকু-৫ 

8৫. (হে নবী!) তেলাওয়াত কর এই কিতাব যা অহীর সাহায্যে তোমার নিকট পাঠানো হয়েছে আর নামায 
কায়েম কর। নিঃসন্দেহে নামায অশ্ীল ও খারাব কাজ হতে বিরত রাখে । আর আল্লাহর যেকের তা হতেও 
অধিক বড় জিনিস ৯১, আল্লাহ্‌ জানেন তোমরা যা কিছু করছ। . 


ত 
রেলের দের 


8 


১১. অর্থাৎ অশ্লীল কাজ থেকে বিরত রাখা তো সামান্য জিনিস, আল্লাহর যেকের অর্থাৎ নামাযের .বরকত- 
কল্যাণ তার থেকে অনেক বড় । 


CSR. SG fat nt 


টিক CO ROO CSC রসিদ 


REN ১ সই 


৪৬. আর উত্তম রীতি ও পন্থা ব্যতীত আহলিকিতাৰ লোকদের সাথে বিতর্ক করোনা,- সেই লোকদের ছাড়া . 
যারা তাদের মধ্যে যালেম ১২। আর তাদেরকে বল, “আমরা ঈমান এনেছি সেই জিনিসের প্রতি যা আমাদের 
প্রতি পাঠানো হয়েছে এবং সেই জিনিসের প্রতি যা তোমাদের প্রতি পাঠানো হয়েছিল। আমাদের ইলাহ 
তোমাদের ইলাহ একই এবং আমরা তারই (অনুগত) মুসলিম । 


১২. অর্থাৎ যেসব লোক অত্যাচারমূলক পন্থা অবলম্বন করে তাদের সঙ্গে তাদের অত্যাচারের প্রকৃতি হিসেবে 
বিভিন্ন ব্যারহার করা যেতে পারে। মর্ম এই যে, সব সময়, সব অবস্থায়, সব রকম লোকেদের মুকাবেলায় 
কোমল ও মধুর ব্যবহার করা চলবে না । যার ফলে সত্যের আহ্বানকারীদের শরাফত ও সন্ত্রশীলতাকে 
লোকে দুর্বলতা ও ভীরুতা মনে করবে । ইসলাম আপন অনুসারীদের ভব্যতা, সন্ত্রমশীলতা, বিজ্ঞতা ও 
যৌক্তিকতা অবশ্যই শিক্ষা দেয় কিন্তু অসহায়তা ও তীরুভা দুর্বলতা" শিক্ষাদেয় না যে তারা প্রত্যেক 
যালেমের পক্ষে কোমল তক্ষ্যরূপে গণ্য হবে। 


সূরা আন-কাবৃত ২৯ ১২২ পারা ২১ 
তন 


5৮ $ রি 5 
গা রা ৫ 5 2 হা LY 4 
দিয়েছি 


CR) 
 ) 


GS 


Sa SC ns 


SG) 


AT পে ০ 2 


৮ ৩০ ৮১১ 02 ১০৫১ 024% 
মধ্যহতে এবং এরউপর তারা ঈমানআনে 
(অর্থাৎ উদ্মীদেরও) 


WS ES ৩৩ 36054 Ll 
NS কাফেররা রা 
বলীকে 


952: I 9. ১ ESI} ভু ৩৫ 


বাতিল পীর সন্দেহকরত ধা) তোর নয তালিখতে না আর কিতাব 


[চে 


183 


নন সস সং সদ সনির সরস সরস 1487442040245 


0 Su 


FR 


BD 


৮2০ 


CC Sa a0, hCG 0 
CC PC ne DC 


৪৭. (হে নবী!) আমরা অনুরূপ ভাবেই তোমার নিকট কিতাব নাযিল করেছি১৩, এই কারণে আমরা পূর্বে 
যাদেরকে কিতাব দিয়েছিলাম তারা তার প্রতি ঈমান আনে ১৪ । আর এই লোকদের ১৫ মধ্যে হতেও বহু লোক 
তার প্রতি ঈমান আনছে। আমাদের আয়াতসমূহ কেবল কাফের লোকেরাই অস্বীকার করে। 

৪৮. (হে নবী!) তুমি এর পূর্বে কোন কিতাব পড়তে না, নিজের হাত দিয়েও কিছু লিখতে না। যদি তাই হত 
তবে বাতিল-পন্থীরা সন্দেহে পড়ে যেতে পারত । 


৫ 


ঠিক 
Cnt 


5225 


১১ 


G SC te SC 


| ১৩. এর অর্থ দুই প্রকার হতে পারে। এক যেরূপ পূর্ববর্তী নবীদের উপর আমি গ্রন্থ অবতীর্ণ করেছিলাম সেরূপ 
ভাবে এখন এই গ্রন্থ তোমাদের প্রতি অবতীর্ণ করেছি । দুই আমি এই শিক্ষা সহ এই কিতাব নাযিল করেছি 
যে, আমার পূর্ববর্তী গ্রন্থসমূহকে অস্বীকার করে নয় বরং সেগুলোকে স্বীকার করে এই কিতাব মান্য করতে 
হবে। 

১৪. পূর্বাপর প্রসঙ্গ থেকে স্বতঃই বুঝা যায় এর অর্থ সকল আহলি-কিতাব!গ্রস্থধারীগণ) নয়, বরং সেই সব 


৪৯৭২৪ 
FE CEO TES 


ডি গ্রন্থধারীরা যারা আসমানী কিতাবগুলোর সঠিক জ্ঞান ও বুঝ লাভ করেছিল, যারা যথার্থ অর্থে আহলি কিতাব 
ছিল। 

[-) 

৫] ১৫. ‘এই লোকদের’ বলতে আরববাসীদের প্রতি ইশারা করা হয়েছে। মর্ম হচ্ছে, আহলি-কিতাবদের মধ্য থেকে 

হন হোক বা আহলি-কিতাব নয় এমন লোকদের মধ্য থেকে হোক, প্রত্যেক জায়গায় সত্যপ্রিয় লোকেরাই এর 2 


5 


ta প্রতি ঈমান আনছে। 
| 


টস 


সি 


eee eee eee eee ene ee ce see eden ৯ 


রে আন-কাবুত ২৯ ১২৩ পারা ২১ 


Sa Sa SC nC SC LC) 


GC Soe ae 


25৮৩ 


সদ 


১০৮০১০৮০৮০০, 


[সস 


টি 


সস 


CG SCS 


0282৫ 


SEED 0020 025-02 


Sa Sars Sn 


১2৯০ 


গে 


৯০৪১৯৯১৪৯৪৪ 


24৫৯০ 


সে 


১, ও 


ব্যতীত. 


me Om. OCs Ds DEC Dm Ds DC) 


’ণ 5554৫ TR fb E 
il ১5৩82 ৬৩ 61 5৮ 2590 Ks 
আমি শুধুমাত্র আর আল্লাহর নিকট 
৮1 ৫1৮" ১৮১ 


০ কিতাব তোমারউপর আমরা নাঘিল 
করেছি 


০47 i GOO IO aC i i HEC i 


GC 


রয়েছে 


৪৬০৫ 52 ১2527 85 


৫৮ ৮ 2 ৫ 
৮, 


০০৫৮4 


রী নবী) En EE পি লোকদেরজন্যে নসীহর্ত 


১505 ৬৯৫) ও ডি 


GSC i He CY 


৪৯. আসলে এগুলো উজ্জ্বল নিদর্শন বিশেষ সেই লোকদের অন্তরে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে ১৬ | আর 
আমাদের আয়াতসমূহ যালেম লোক ব্যতীত আর কেউ অস্বীকার করেনা । 

৫০. এই লোকেরা বলে,“এই ব্যক্তির উপর তার রবের তরফ হতে নিদর্শন নাযিল করা হয়নি কেন?” বল 
“নিদর্শনসমূহ তো আল্লাহর নিকট রয়েছে! আর আমিতো শুধু সুস্পষ্টভাবে ভয় প্রদর্শক ও সাবধানকারী ।” 
৫১. এই লোকদের জন্যে তা (এই নিদর্শন) কি যথেষ্ট নয় যে, আমরা তোমার প্রতি কিতাব নাযিল করেছি, যা 
এই লোকদের পড়ে শুনানো হয়? আসলে এতে রয়েছ রহমত ও নসীহত সেই লোকদের জন্যে যারা ঈমান 
আনে। 


রুকু-৬ 
৫২. (হে নবী!) বল,“আমার এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট । তিনি আসমান ও যমীনের 


oe 
টে 


হত 


সস 


সি 


শপ 
ডি কি শে শে 


রত) 


সেসব 


[গা 


পচন 


১৬. অর্থাৎ এক নিরক্ষর ব্যক্তির পক্ষে কুরআনের মতো কিতাব পেশ করা এবং অকস্থাৎ এরূপ অনন্য সাধারণ 
উৎকর্ষতা প্রদর্শন করা- যার জন্য কোন পূর্ব-প্রস্তুততির কোন লক্ষণ কারুর গোচরে আসেনি- এটা এমন 
একটা জিনিস যা জ্ঞানবান ও চক্ষুম্মান লোকদের দৃষ্টিতে তার পয়গন্বরীর সত্যতা প্রমানকারী উজ্জলতম 
নিদর্শন 


5০৪ পা | 


১৫ 4 LIL ডো 


বাতিলেরউপর বিশ্বাসকরে 


এপার 3d 


খৃ); টি ৫৫৪৮৮ রা 


যদি কিন্তু 4 তোমার (নিকট) অনিল জার 


2০৫ ০ Z পাঠে 
৪ 2১০৩৩ ১ A (5 ৪ 
তাদের উপর তাদের নির্ধারিত সময় 

আসবেই অবশ্যই (উপর) 
রর ৫ 
৩1 de ৬৫০৩০৫৪০5/2 ~) ৮০ ১৪ 
২2 রর তোষারকোছেটঅবিলঙ্কে দাহীকরে টেরওপাবে না তারা এ অবস্থায় 
ANAL - ৮ ০৫ রিকি ৮৮26 ৮৩ 
৩৩৩ 8৬ ৩৮৮১৩ 
আঘাবে 


তাদেরকে ঢেকে 
ফেলবে 


রণ 5 ৮2৫ পাও 5 2 24, 
2155 05% 2 ০৪৯ ৩০ 
নীচ 


চা বলবে আর তাদেরপায়ের 
নাও 


০৫৮৪2 


G SG SC SG ls Sats Sac Sas fo 


সস 


টে, 


আসত 


Sty Su dat Su fa S 


2S 


০৫ 


GA J 


ID AID, 


at Sats Sit OG, SG uc, Bele OS 


পি 


নেও 


১৮০৪০ 


যে সব লোক বাতিলকে মানে এবং আল্লাহর সাথে কুফরী করে তারাই ক্ষতির মধ্য থাকবে । 

৫৩. এই লোকেরা অবিলম্বে আযাব আনার জন্যে তোমার নিকট দাবী করছে। সে জন্যে যদি একটা সময় 
নির্দিষ্ট করে দেয়া না হত তবে এতদিনে তাদের উপর আযাব এসে যেত। আর নিঃসন্দেহে তা (নির্দিষ্ট সময়ে) 
অবশ্যই আসবে; আসবে হঠাৎ করে, এমন অবস্থায় যে, তারা তো টেরই পাবেনা। 

৫৪. এরা অবিলম্বে আযাব আনার জন্যে তোমার নিকট দাবী জানাচ্ছে। অথচ জাহান্নাম কাফেরদেরকে ঘিরে 
রেখেছে। 

৫৫. (আর তারা তা জানতে পারবে) সে দিন যখন আযাব তাদেরকে উপরের দিক হতে ঢেকে দিবে, আর 
পায়ের তলা হতেও ; এবং বলবে যে, এখন নিজেদের কৃতকর্মের স্বাদ গ্রহণ কর। 


CO SC, SG SG a SC dnt als See 


চল 


i 
el 
: 
র : 
হু 


NS 


এ 


OC a0 aC: ) 


পচ তে) প 5০ ৫৫ 
le) ৩০৬০ 


নিশ্চয়ই. ঈম্বানএলেছ যারা 


aC lS 


ন্‌? 1 2% এ -) শশা 
ঠা ox ৮৪ © ৬5৩৫৯ 
ব্যক্তিকেই প্রতোক 


৮৫2 
তোমরা ইবাদতকর 


স্বাদ গ্রহণ 
করতেহৰে 


Dats SG D0, Se SC Cs SC 


Ge) 


29, 


হৰে | 
dw 26৮5৫ 1 রঃ AA রা 
৩০ (০৯৯ ৩০০৮০ 1৮০৮৮ 5 
তাদেরকে অবশাই নেকীসমৃহের  কাজকরে 
বসবাদ্‌ করাবোই 


Je Se 


৮০০০১০০৮০০০ 


তারা চিরস্থায়ীহবে ঝর্ণাধারাসমূহ 


(Sa Sas Cs Sal, Sac, Sl, SC, Sa Sd 
০) 


টিটি 


16 রর রি 
(৬৮ 5 lhe 


উপর আর সবর করেছে 


হয 


Sate SC JC SC সস 


চস 


৫৬. হে আমার বান্দাগণ যারা ঈমান এনেছ আমার পৃথিবীতো বিশাল বিস্তীর্ণ অতএব তোমরা আমারই বন্দেগী 
আদর্শ গ্রহণ কর১৭। 

৫৭. প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে । পরে তোমরা সকলে আমারই দিকে প্রত্যাবর্তিত 
হবে। | 

৫৮. যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে আমরা জান্নাতের সুউচ্চ অষ্টালিকাসমূহে থাকতে 
দেব ,যার তলদেশ হতে ঝর্ণাধারা-সমূহ প্রবাহিত হবে। সেখানে তারা চিরদিনই থাকবে । আমলকারী লোকদের 
জন্যে এ কতই না উত্তম প্রতিদান । 

৫৯. সেই লোকদের জন্যে, যারা সবর করেছে, আর যারা নিজেদের রবের উপর ভরসা করে ! 


Sa Sl acs Sats Sa 


এ 


৫ 


১৭. এখানে হিজরতের দিকে ইশারা করা হচ্ছে। অর্থাৎ যদি মক্কাতে আল্লাহর বন্দেগী করা কঠিন হয়ে থাকে 
তবে দেশত্যাগ করে চলে যাও ৷ আল্লাহর যমীন সংকীর্ণ নয়। যেখানে তোমার পক্ষে আল্লাহর বান্দারূপে 
জীবন-যাপন কর! সম্ভব সেখানে চলে যাওড। 

* এখানে র কোন ভিন্ন অর্থ নেই। 


ছু 


পিএ 


গত 
ke 
কির 


১১০১১২১০১০০৪০০১১১০১৯০১৪৭ 


ৃ 
র্‌ 


84806888585 ১২৬ পারা ২১ 


পেস aC ots Sot ng ০ 


OC Sl SC fae ol 


৫ 


DG Sl 0 SC SG Ss a SC 


29, 


নি 


চট 


পেশ 


Gl SG 


Ge SC nC See OC, SC nC, SC dC 0 uC Sal, Sats 


OG SC SG SC 


রো 


Ge 


HERE 


টন 


SCC SG 


নি 


১৮, এখান থেকে ভাষণের লক্ষ্য পূনরায় মক্কার কাফেরদের প্রতি ফেরানো হয়েছে। 


৯ ০০ 


রি ট্রি 


রদ ))% 2৮১ এ), ৫০ 2 


আহহ রা তাদের রিযক মওযুদরাখে না 


EW ER 


WO SE HE OE) As 


SOA 5 


A ন 


টসটসে সেটি সেট টসে সরস 


CSO OO CCK 


CI EC i 


eR 


GS 


COSC OC OSC 


৬০. কত জন্তু-জানোয়ারই এমন আছে, যারা নিজেদের রেয্‌ক বহন করে চলে না, আল্লাহই তাদের বেয্‌ক দান 
করেন। আর তোমাদের রেয্ক দাতাও তিনিই । তিনি সব কিছুই শুনেন ও জানেন। 

৬১. তুমি যদি এদের নিকট ১৮ জিজ্ঞাসা কর যে, যমীন ও আসমান কে পয়দা করেছে এবং এবং চন্দ্র ও সূর্যকে 
কে নিয়ন্ত্রিত করে রেখেছে তাহলে এরা নিশ্চয় বলবেঃ আল্লাহ! তাহলে তারা কোন দিক দিয়ে ধোকা খাচ্ছে? 
৬২. আল্লাহই তো নিজের বান্দাদের মধ্যে হতে যার ইচ্ছা রেযক প্রশস্ত করে দেন, আর যার ইচ্ছা সংকীর্ণ করে 
দেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন । 

৬৩. আর তুমি যদি এদের জিজ্ঞাসা কর, আসমান হতে কে পানি বর্ষণ করালেন এবং তার সাহায্যে মৃত পড়ে 


RE SC SR 


৯১০১৪২5১২5১ 


সূরা আন-কাবুত ২৯ ১২৭, ্‌ পারা ২১ 
বর 0-82528522025520255257585--5555-5-55-5-555-5555855-555555455-5555556-855-55 56555555565555-2-02826-7-2 


হু টু 
হত রা টি এ 
Ea ANOLE SR L2H AES 2 2৫৫ 2/7 # 2/2 4 8 
হী ৩2০53 2 2S ০৪ ৮৪ ৩স্দ YS EE 
| নয়. এবং অনুধাবদকরে না তদের টং 


ফি 


অধিকাংশ কিন্তু আল্লাহরই সবপ্রশংস! বল 
(অন্যকিছু) লেকে জন্যে 


SG aC 
Ce 


গর 


রো ৫1 ৫, প্র 924 এ িঃহ থর ২» 18 
fl 9৩২ 5১ hs 2 ৩৪) ১) আওতা লা: 
চন ত্য নিশ্চয়ই আর ক্রীড়া ও কৌতুক এ [= 
হা se 
[nt] / 
tet 2 A পা পর 2 ৫ পা পার 12 তু 
৪ A এতীপর্ ৩র্প 517৫৫ ১ 2 46 ২] 
টে (১৮৮০) | 5 বৈ A ২০৮০০ 80 ৮১৯৯ ্ 
bl তারাজানত যদি প্রকৃত জীবন অবশ্যই  আধেরাতের [ইং 
Rl fe 
|) 
| 21 72 3097 5 পর্ণ 222 s+ 3307 রি ই 
al 0 Liaise 015 900 ডে 125 190 £ 
হি] তারই বিশুদ্ধ চিত্তে আল্লাহর  তারাদোয়া  জলযানের মর্ধ্ে তারা আরোহণ অতঃপর টু 
জন্যে কাছে করে (এবং বিপদেপড়ে) করে যখন 
তত] ৫৮ রর 22 22 ৯৫৬৫2 1 0 CAEL 
এ ০১৯১৯ (৮১15) AM 3 ৮৪০ Ls 8৩৩ 
আনুগত্যকে 


শির্ককরে তারা তখন স্থলে দিকে তাদেরকে (আল্লাহ) অতঃপর 
বাচিয়ে আনেন 


SC Sa Sat, SC; SHC, OC, Si SO Sac SAC NC, io 


৫১০ ঠা পর পর্ব 2৫৫৫৮ ৮ ১:৫৫ 
« ০ ্্য © খন 
০ ১৮১ জি 51১৯৩) 2 eS ত ls, 
শী 


তারা মজালুটতে এবং তাদেরকে আমরা  এবিঘয়ে তারা (এভাবে) 
পারে 


El 
রন 
ৰু 
রর 


বল, সব প্রশংসা আল্লাহর জন্যে১৯, কিন্তু অনেক লোকই তা বুঝছে না। 


রুকু-৭ 

৬৪. আর এই দুনিয়ার জীবন কিছুই নয়, শুধু একটি খেলা ও মন ভুলানো ব্যাপার মাত্র আসলে পরকালের ঘরই 
তো প্রকৃত জীবন ৷ হায়, একথা যদি এরা জানত! 

৬৫. এই লোকেরা যখন নৌকায় সওয়ার হয়, তখন নিজেদের দ্বীনকে আল্লাহর জন্যে খাটি করে তার নিকট 
দোআ করতে থাকে । পরে যখন তিনি তাদেরকে বাঁচিয়ে স্থলভাগে পৌছে দেন তখন সহসাই তারা শিরক 
করতে শুরু করে, 

৬৬. আল্লাহর দেয়া মুক্তির প্রতি তারা (এভাবে) অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারে এবং (দুনিয়ার জীবনের) মজা 
ল্রটতে পারে। কিন্তু, শীঘ্রই তারা জানতে পারবে। 


১৯. এখানে ‘আলহামদুলিল্লাহ’ শব্দটির দুটি অর্থ আছে। ১. যখন এ সমস্ত কাজ আল্লাহর তখন প্রশংসার যোগ্য 


. একমাত্র তিনিই । অন্যান্যরা কোথা থেকে প্রশংসার হকদার হবে? ২. আল্লাহকে ধন্যবাদ! -তোমরা 
নিজেরাই একথা স্বীকার কর। | 


রা 


৫2 


LE টিকিট টি TEEEE 


সরি 


26১০০0৮৮744 


সূরা আন-কাবুত ২৯ ১২৮ পারা ২১ 
EES FOE DEE ESD PDR TRE 2০27252৯828 ডি 


হারে যেতে ৩০ ৬৩৫ ডা । ৫ ff 

০৪৮ হিনিয়েনিয়ে * REC? উর তারাদেখে নাই কি 

3 a) 22৯ 3 (14 ১৬৫ রর ৮১৪) 

2 আল্লাহর আর তারা বিশ্বাসকরবে বার্ডিলের উপর তবে কি আর দিরপাশ টি 

ৰ LS £2 ৫ ৫১2৫ / 2222 

হা 4) ৫ Si ৬৫: 5 ৩5 55 2 
আল্লাহ সম্পর্কে রচনা করে ভিড়ে বু কে এবং 
৯৩ ১৪7৬ ৫ 32৫ 53 3 U3 
মধ্যে ই যখন মহাসভোর উপর মিখ্যায়োপ করে অথবা 
৮৫৬ 15৩4 এ ERA 
১ ৩৩৬ Ey 2 © xk Me (5৯০ Eo 
৮১১ সংগ্রাম-সাধনাকরে এবং কাফেরদের জন্য আবাসস্থল জাহান্নামের 


রও 22 Ald Ad 22 জেনে 
১৫৯০৯ 7 4) 1 255 ০8১ 
অবশ্যই আল্লাহ্‌ নিশ্চয়ই এবং আমাদেরপথ 

সাথে আছেন 
৬৭. এরা কি দেখেনা, আমরা একটি শাস্তিপূর্ণ হারাম বানিয়ে দিয়েছি, অথচ তাদের চারিদিকে লোকদেরকে 
ছিনিয়ে নিয়ে যাওয়া হয়২০ ? তা সত্তেও কি এই লোকেরা বাতিলকে মানছে এবং আল্লাহর নে'আমতের না- 


শোকরী করছে। 
৬৮. সে ব্যক্তি অপেক্ষা বড় যালেম আর ১815888৯517 
মিথ্যা প্রতিপন্ন করে যখন তা তাদের সামনে এসে পৌছে গেছে? এরূপ কাফেরদের স্থান কি জাহান্নামই হবে 


, না? 
৬৯. আর যারা আমাদের জন্যে চেষ্টা সাধনা করবে তাদেরকে আমরা আমাদের পথ দেখাব২১ আর আল্লাহ্‌ 


নিশ্চিতই সংকার্ষশীল লোকদের সংগে আছেন। 


২০. অর্থাৎ তাদেরই এই শহর মন্ধাকে- যার আশ্রয়ে তারা পূর্ণ নিরাপত্তা 'লাত করে আছে- কোন 'লাত বা 
হোবল' কি হারাম বানিয়েছে? আরবের চরম নিরাপত্তাহীন ও অশাস্তিপূর্ণ পরিবেশে মন্কাকে সমস্ত রকমের 
ফেতনা-ফাসাদ ও বিশৃড্খলা-বিপর্যয় থেকে ২৫০০ বছর যাবৎ সুরক্ষিত ও নিরাপদ রাখা কি কোন দেব বা 
দেবীর ক্ষমতা ছিল? এ জায়গায় পবিত্রতা ও নিরাপত্তা বজায় যদি আমি না রেখে থাকি তবে কে রেখেছে? 

২১. অর্থাৎ যে সকল লোক একাস্তিক নিষ্ঠার সংগে আল্লাহর পথে দুনিয়ার বাদ-বিবাদ ও দ্বন্দ-প্রতিদ্বন্দিতার 
বিপদ বরণ করে নেয় আল্লাহতা'আলা তাদেরকে সাহায্য ও পথ প্রদর্শন করেন এবং তার নিজের দিকের 
পথসমূহ তাদের জন্য উন্মুক্ত করে দেন। তিনি প্রতি পদক্ষেপে তাদের জানিয়ে দেন যে আমার সম্ুষ্টি 
তোমরা কিরূপে লাত করতে পার। পথের প্রতিটি বাঁকে তাদেরকে তিনি আলোক দেখান যে সঠিক রাস্তা 
কোন দিকে ও ভ্রষ্ট পথ কোনটি ৷ যতটা নেক দৃষ্টি ভঙ্গি ও মঙ্গলাকাংক্ষা তাদের মধ্যে বর্তমান থাকে 
আল্লাহর সাহায্য, সুযোগ ও হেদায়াত ও ততটা তাদের সঙ্গে থাকে। 


আমরা ৮৯ 


সূরার প্রথম আয়াতের/১১41 ০+1-৫এই 'রূম' শব্দটিকে নাম হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


সূরার শুরুতেই যে এঁতিহাসিক ঘটনার উল্লেখ করা হয়েছে তার ভিত্তিতে এর নাযিল হওয়ার সময় সন্দেহাতীত 
ভাবে নির্দিষ্ট হয়ে যায়। এতে বলা হয়েছে , “নিকটবর্তী অঞ্চলে রোমানরা পরাজিত হয়ে গিয়েছে।” এ সময় 
আরবের সঙ্গে মিলিত জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চল রোমানদের অধিকারে ছিল। এসব এলাকায় 
রোমানদের ওপর পারসিকদের বিজয় সম্পন্ন হয়েছিল ৬১৫ খৃষ্টাব্দের মধ্যে । এ কারণে পূর্ণ নিশ্চয়তা সহকারে 
বলা যায় যে, এ সূরা ঠিক এই বছরই নাযিল হয়েছিল; আর এই বছর হাবশায় হিজরত করা হয়। 


এতিহাসিক পটভূমি 


এ সূরার প্রাথমিক আয়াত কটিতে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তা কুরআন মজীদের আল্লাহর কালাম হওয়ার 
এবং হযরত মুহাম্মদ (সঃ) -এর প্রকৃত সত্য নবী হওয়ার অকাট্য প্রমাণসমূহের মধ্যে অতীব উজ্জ্বল একটি 
প্রমাণ । এ প্রমাণটির তাৎপর্য বুঝবার জন্য এ আয়াতের সঙ্গে সংশ্লিষ্ট এতিহাসিক ঘটনাবলীর বিবরণ স্পষ্টভাবে 
জেনে নেয়া আবশ্যক । 
নবী করীম (সঃ) -এর নবুয়্যত লাভের আট বছর পূর্বের ঘটনা । মরিস ((AURICE) নামক রোমের 
কাইজারের বিরুদ্ধে বিদ্রোহ হয়। এর ফলে “ফোকাস' (0049) নামক এক ব্যক্তি সিংহাসন অধিকার 
করে বসে। এ ব্যক্তি প্রথমেতো কাইজারের চোখের সামনেই তার পাচটি পুত্রকে হত্যা করে; পরে স্বয়ং 
কাইজারকে হত্যা করিয়ে পিতা ও পুত্রদের মাথা কনষ্টান্টিনোপলের রাজপথে প্রকাশ্যে ঝুলিয়ে রাখে। তার 
কয়েকদিন পর কাইজারের স্ত্রী ও তিনটি কন্যাকেও হত্যা করে। এ ঘটনার কারণে পারস্য সম্রাট খসরু 
পারভেজ রোমের ওপর আক্রমণ চালাবার একটা অতি উত্তম নৈতিক বাহানা পেয়ে যায়। মরিস (কাইজার)এর 
বড় অনুগ্রহ ছিল তার প্রতি । তারই সাহায্যে পারভেজ পারস্যের সিংহাসন লাভ করতে সক্ষম হয়। সে তাকে 
আপন পিতা বলতো ৷ এ কারণে সে ঘোষণা করলো যে, জবরদখল-কারী ফোকাস আমার পিতৃতুল্য মরিস এবং 
তার সন্তানদের উপর যে অমানুষিক যুলুম করেছে আমি তার প্রতিশোধ গ্রহণ করব। সে ৬০৩ খৃষ্টাব্দে রোমান 
সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে । আর কয়েক বছরের মধ্যেই সে ফোকাস-এর সেনাবাহিনীকে পর পর 
পরাজিত করে একদিকে এশিয়া মাইনরে এডিসা (বর্তমান অরফা) পর্যন্ত এবং অপরদিকে সিরিয়ায় হলব্‌ ও 
ইনতাকীয়া পর্যন্ত পৌছে যায়। রোমান সম্রাটের রাজন্যবর্গ ও ফোকাস দেশকে বাচাতে পারবে না মনে করে 
. আফ্রিকার শাসনকর্তার নিকট সাহায্য চেয়ে পাঠায়। সে তার পুত্র হেরাক্লিয়াসকে (HERACLIUS) এক 
“বড় শক্তিশালী বাহিনীসহ কনষ্টান্টিনোপলে পাঠিয়ে দেয়। তারা এসে পৌছানো মাত্রই ফোকাসকে পদচ্যুত করা 
- হয়। তার স্থলে হেরাক্লিয়াসকে 'কাইজার' বানিয়ে দেয়া হয়। সে ক্ষমতাসীন হয়েই ফোকাস-এর সংগে ঠিক 
সেই ব্যবহারই করল, যা ফোকাস করেছিল মরিস-এর সংগে । এ ৬১০ খৃষ্টাব্দের ঘটনা । আর এ বছরই হযরত 
মুহাম্মদ (সঃ) আল্লাহর তরফ হতে নবুয়াতের পদে অভিষিক্ত হন। 
een eee eae ene seen eee eee ৯৯১৯৯ 
শব্দার্থে করঃ-৬/১৭ 


SS hn 6 ne Dd. i ls SC SC CR Sa a Sofa [eo 


পি 
টে, 


চস 


স্‌ 


০ 


Ge 


[সস 


টে 


হা 


5০ 


BD, CB, 


৯৫ 


2 


Cad 


2 


এর 


৫ CJC i SCG 


SC Sa SS 


Lo) 


GCs SC. Ons Sad. Sas) 


CR” 
aD 


SE 


Sas nt” ac 


ডি 


সুরা আর-রূম-৩০ ১৩০ পারা ২১ 


১ ১১১১৭১১১১১১০৯১৯০১০০২১ 
ta ) 


খসরু পারভেজ যে নৈতিক বাহানাকে ভিত্তি করে যুদ্ধ শুরু করেছিল, ফোকাস-এর পদচ্যুতি ও হত্যার পর তা 
শেষ হয়ে গিয়েছিল । তার যুদ্ধের মূলে জবরদখলকারী ফোকাসের দ্বারা তার যুলমের প্রতিশোধ গ্রহণ করাই যদি 
উদ্দেশ্য হ'ত, তাহলে তার নিহত হওয়ার পর নতুন “কাইজারের' সঙ্গে তার সন্ধি করে নেয়াই উচিত ছিল। কিন্তু 
সে তা না করে তার পরও যুদ্ধ জারী রাখে। শুধু তাই নয়, সে এ যুদ্ধকে মজুসী ধর্ম ও খৃষ্টান ধর্মের পারস্পরিক 
যুদ্ধ বলে প্রচারণা চালাতে শুরু করে। যে সব খৃষ্টান দল-উপদলকে রোমান সাম্রাজ্যের সরকারী গীর্জা নাস্তিক 
বলে ঘোষণা করে বছরের পর বছর ধরে তাদের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়ে যাচ্ছিল। (নাসূরী ও 
ইয়াকুব ইত্যাদি,) তাদের সব সহানুভূতি-হৃদয়তাও মজুসী আক্রমণকারীদের প্রতি হয়ে গেল । আর ইহুদীরাও 


মজুসীদের সমর্থন করলে! । এমন কি খসরু পারভেজের সৈন্য বাহিনীতে ভর্তি হওয়া ইহুদীদের সংখ্যা ২৬ 
হাজার পর্যন্ত পৌছেছিল। 


2-0 


52222252225 


ba 


5: 


Sh i BC) 


যে, পারসিকরা ইনতাকীয়া দখল করে নিয়েছে। অতঃপর ৬১৩ খৃষ্টাব্দে দামেশক জয় হয়। পরে ৬১৪ খৃষ্টাব্দে 


হেরাক্লিয়াস এসে এ প্লাবন রুখতে পারলো না। সিংহাসনে আরোহণ করার পরই পূর্বদিক হতে সে খবর পেল 
হি বায়তুল মুকাদ্দাস দখল করে পারপিকরা খৃষ্টান জগতের ওপর মহা ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে; ৯০ হাজার খৃষ্টান এ 
| শহরে নিহত হয়। তাদের সবচাইতে বেশী পবিত্র গীর্জা “কানীসাতুল কিয়ামা' (701, 
র্‌ SEPULCHRE) ধ্বংন করে দেয়া হয়। যে মূল কাঠ সম্পর্কে খৃষ্টানদের ধারণা ছিল যে, তার ওপরই 
তত] মপীহ প্রাণ দিয়েছেন, মজুসীরা তা কেড়ে নিয়ে মাদায়েন পৌছে দেয়। লাট-পান্রী জাকারিয়াকেও তারা ধরে 
Ra নিয়ে যায়। শহরের বড় বড় গীর্জাকে তারা চূর্ণ-বিচূর্ণ করে দেয়। খসরু পারভেজকে বিজয়ের নেশা পেয়ে 
বসেছিল! এ নেশার মাত্রাতিরিক্ততা ও তীব্রতা বুঝা যায় সেই চিঠি হতে যা সে বায়তুল মুকাদ্দাস হতে 
|  হেরাক্লিয়ানকে লিখেছিল। তাতে সে লিখেছিলঃ 
৮ 
মু “নন প্রতৃর চাইতে বড় প্রত, গোটা পৃথিবীর মালিক খসরুর নিকট হতে তার নিকৃষ্ট ও চেতনাহীন বান্দা টু 
হ৭| হেরারিয়াসের নামে - 
পু 
₹| তুমি বল, তোমার প্রভুর ওপর তোমার ভরসা আছে। কিন্তু তোমার প্রভু জেরুজালেমকে আমার হাত হতে রক্ষা | 


Le) 


করল না কেন?" 


LG 
এ বিজয় লাভের পর এক বছরের মধ্যেই পারসিক সৈন্য বাহিনী জর্ডান, ফিলিস্তিন ও সিনাই উপদ্বীপের সমগ্র রঃ 
এলাকা অধিকার করে মিশরের সীমানা পর্যন্ত পৌছে গিয়েছিল । ঠিক এ সময়েই মন্কায় এর থেকেও এক | 
অতিবড় ও অধিক এঁতিহাসিক গুরুত্বপূর্ণ যুদ্ধ চলছিল । এখানে তওহীদের নিশানবরদার হযরত মুহাম্মদ (সঃ)- 
এর নেতৃত্বে শিরক্‌-পন্থী কুরাইশদের সংগে অন্য একটা প্রবল যুদ্ধ সংঘটিত হচ্ছিল। অবস্থা এতদুর পৌছেছিল 
যে, ৬১৫ খৃষ্টাব্দে মুসলমানদের এক বড় সংখ্যা নিজেদের ঘরবাড়ী ছেড়ে গিয়ে আবিসিনিয়ার খৃষ্টান রাজ্যে | 
আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। রাজ্যটির সঙ্গে রোমান সাম্রাজ্যের সন্ধি চুক্তি স্বাক্ষরিত ছিল। তখন রোমানদের ' : 


এ 
08 


2 


Lo) 


১৯ 


৫ : 
£| ওপর পারসিকদের বিজয়ের কথা সকলের মুখে মুখে চর্চা হচ্ছিল। মক্কার মোশরেকগণ দেজন্যে.আনন্দ রর 
|| আত্মহারা হয়ে গিয়েছিল। তারা মুসলনানদের বলতো যে দেখ, পারসিকরা অগ্নিপৃজক হয়েও জয়লাভ করছে। | 


কি 


ডাঃ 


আর এ নবুয়্যত-রেসালাতের প্রতি বিশ্বাসী হয়েও খৃষ্টানরা পরাজয়ের পর পরাজয় বরণ করে এসেছে। ঠিক | 
তেমনিভাবে আমরা আরবের মূর্তিপূজারী লোকেরাও তোমাদের দ্বীনকে নিমূর্ল করে ছাড়ব। 


৫৫ এ 


স্টল 


আজম ক্ষ ছন্দ ক্জ ক. 


২১১১৯৯২৯১৯১ 


"৯৩১ পারা ২১ 


ঠিক এ পরিস্থিতিতে কুরআন মজীদের এ সূরাটি নাযিল হয় । এতে ভবিষ্যদ্বানী করে বলা হয়েছে , “নিকটবর্তী থু 
ভুখন্ডে রোমানরা পরাজিত হয়েছে। কিন্তু এ পরাজয়ের পরে কয়েক বছরের মধ্যেই তারা আবার জয়ী হবে। 
আর সেই দিনই আল্লাহর দেয়া বিজয়ে ঈমানদার লোকেরা সন্তুষ্ট হবে ।” এ কথায় দুটি ভবিষ্যদ্বাণী নিহিত ছিল। 
একটি এই যে, রোমানরা বিজয়ী হবে৷ আর দ্বিতীয়টি এই যে, সুসলমানরাও এই সময়েই বিজয় লাভ করবে 1 
অথচ কয়েক বছরের মধ্যেই এই ভবিষ্যদ্বাণীদ্বয় সত্য বলে প্রমাণিত হবে, বহু দৃর-দূরান্তেও বাহ্যত তার কোন 
লক্ষণ দেখা যাচ্ছিল না। একদিকে মুষ্টিমেয় মুসলমান মক্কা নগরে কেবল মার খাচ্ছিল, নির্যাতিত ও নিষ্পেষিত 
হচ্ছিল। আর ভবিষ্যদ্বাণীর পরও আট বছর পর্যন্ত তাদের জয়লাভের কোন সম্ভাবনাই দেখা যাচ্ছিল না । অপর 


রঃ 


CC I CE 


2520. 


| দিকে রোমানদের, পরাজয়ের মাত্রা ক্রমশঃ বৃদ্ধি পাচ্ছিল । ৬১৯ খৃষ্টাব্দ পর্যন্ত সমগ্র মিশর পারসিকদের দখলে 
| যায় । আর এ মজুসী সৈন্যরা ত্রিপলীর নিকটে পৌছে পতাকা উত্তোলন করে। এশিয়া মাইনরে পারসিক সৈন্যরা 
রর রোমানদের মেরে নিষ্পেষিত করতে করতে বসফোরাস পর্যন্ত পৌঁছে যায়। আর ৬১৭ খৃষ্টাব্দে তারা 
| কনষ্টান্টিনোপল এর সামনে খালেকেদূন (CHALIEDON) বর্তমান নাম কাজীকুই দখল করে বসে। 
হই] কাইজার খসরূর নিকট দূত পাঠিয়ে অত্যন্ত বিনীতভাবে আরজ করল যে, সে যে কোন মূল্যে সন্ধি করতে 
প্র প্রস্তুত । কিন্তু এর জবাবে সে বললঃ "এখন আমি কাইজারকে সেই সময় পর্যন্ত নিরাপত্তা দেব না, যতক্ষণ সে 


পায়ে শিকল বাধা অবস্থায় আমার সামনে আনীত না হবে এবং শৃলবিদ্ধ -খোদাকে ছেড়ে অগ্নি খোদার বন্দেগী 
গ্রহণ করে না নেবে” । শেষ পর্যন্ত কাইজার চরম পরাজয় বরণ করতেও রাজী হয়৷ সে কনষ্টান্টিনোপল ত্যাগ 
করে কার্থেজ (047২৮017500) চলে যাবার সিদ্ধান্ত করে। ইংরেজ এঁতিহাসিক গিবন এর কথানুসারে 
কুরআন মজীদের এই ভবিষ্যদ্বাণীর পরও সাত-আট বছর অবস্থা এমন হয়েছিল যে, রোমান সাম্রাজ্য কোন দিন 
পারসিকদের উপর বিজয়ী হতে পারবে এমন ধারণা পর্যন্ত কেউ করতে পারছিল না। বিজয় তো দূরের কথা, এ 
রাজ্যটি টিকে থাকতে পারবে এমন আশাও কারো ছিল না। (Gibbon, Decline and Fall of 


the Roman Empire. Vol-1, p. 788 Modern Library, Nuyork) 
কুরআনের এ আয়াতসমূহ যখন নাযিল হয়, তখন মক্কার কাফেররা এ নিয়ে খুব ঠাট্টা-বিদ্রুপ করে। উবাই 
ইবনে খালফ হযরত আবুবকর (রাঃ)-এর সঙ্গে এ শর্ত করলো যে, তিন বছরের মধ্যে রোমানরা বিজয়ী হলে 
আমি দশটি উট দেব। অন্যথায় তোমাকে দশটি উট দিতে হবে । নবী করীম (সঃ) এ শর্ত আরোপের কথা 
জানতে পারলে তিনি বললেন, “কুরআনে তো ৬১. বলা হয়েছে। আর আরবী ভাষায় ৫০ শব্দটি দশ এর 


CO OE RACE SE HC ICS 


ian a 


CS 


কম সংখ্যা বুঝায়, কাজেই দশ বছরের মধ্যে এ সত্যতা প্রকাশিত হবার শর্ত কর । আর উটের সংখ্যা বৃদ্ধি করে 
এক'শ করে নাও । হযরত আবু বকর (রাঃ) উবাই-এর সঙ্গে আবার কথা বললেন এবং নতুন করে শর্ত করা 
হলো যে, দশ বছরের মধ্যে উভয় পক্ষের যার কথা মিথ্যা প্রমাণিত হবে, সে একশ'টি উট দেবে। 


এদিকে ৬২২ খৃষ্টাব্দে নবী করীম (সঃ) হিজরত করে মদীনায় গমন করেন। আর ওদিকে 'কাইজার' হেরাক্রিয়াস 
চুপি-সারে কনষ্টান্টিনোপল হতে কৃষ্ণ সাগরের পথে তরাবজন-এর দিকে রওনা হয়। এখান হতে সে পিছনদিক 
হতে পারস্যের উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছিল । এই জবাবী হামলার প্রস্তুতি চালাবার জন্যে কাইজার গীজরি 
' নিকট অর্থ সাহায; চাইল । খৃষ্টান গীর্জার সারজিস (507:511,9)নামক প্রধান বিশপ খৃষ্টান ধর্মকে মজুসী 
ধর্মের আক্রমণ হতে রক্ষা করার উদ্দেশ্যে গীর্জায় দান বাবদ সংগৃহীত অর্থ সুদের ভিত্তিতে খণ দিল । 


209929229292 


সত 


S00 SC BC 


চস 


RAB! 


Ge Sas Se 


Soc G0, SC PCs oe SC Sal SG Se SC 2G 


02 


le ) 


Se Jn Sots 


Cb 


BAB 


সুরা আর-ক্মম-৩০ ১৩২ MIELE 


ইত স 
হেরাক্রিয়াস ৬২৩ খৃষ্টাব্দে “আর্মেনিয়া' হতে আক্রমণ শুরু করল। পরের বছর ৬২৪ সনে সে আজারবাইজানে 
প্রবেশ করে জর্থষ্ট-এর জনস্থান ‘আরমিয়া'(......) ধ্বংস করে ও পারস্যের সর্বাপেক্ষা বড় অগ্নিকেন্দ্রটিকে চূর্ণ- 
বিচ্র্ণ করে দেয়। আল্লাহর কুদরতের মহিমা দেখুন। ঠিক এ বছরই মুসলামানরা বদর যুদ্ধে প্রথমবার 
মোশরেকদের উপর চূড়ান্ত বিজয় লাভ করে। সূরা রূম-এ যে দুটি ভবিষ্যদ্বাণী করা হয়েছিল তা এভাবেই দশ 
রছর মীয়াদ পূর্ণ হবার পূর্বেই এবং একই সংগে সত্য প্রমাণিত হল। 


এর পর রোমান সৈন্যরা পারসিকদেরকে ক্রমাগত পরাজিত করতেই থাকলো । নিনওয়ার চূড়ান্ত লড়াই হয় ৬২৭ 
খুঃ। এটা পারস্য সাম্রাজ্যের কোমর ভেঙ্গে দেয়। অতঃপর পারস্য বাদশাহদের বাসস্থান চূর্ণকরে হেরাক্লায়াস- 
এর সৈন্যবাহিনী সামনে অগ্রসর হয়ে মূল তাইয়াসহুন-এর (01591717013) ঠিক সম্মুখে উপস্থিত হয়ে 
যায়। এটাই ছিল তখনকার পারস্যের রাজধানী ৷ ৬২৮ খৃঃ খসরু পারভেজের বিরুদ্ধে ঘরেই বিদ্রোহ সংঘটিত 
হয়! সে বন্দী হয়, তার সামনেই তার আঠারটি পুত্রকে হত্যা করা হয়। আরো কিছু দিন পর সে নিজে 
বন্দীদশার কঠোরতায় ধ্বংস হয়ে যায়। আর এ বছরই মন্ধায় হুদাইবিয়ার সন্ধি সংঘটিত হয়, কুরআনে যাকে 
“ফতহুন আযীম' -বিরাট বিজয়" বা “মহা বিজয়" বলে অভিহিত করা হয়েছে। ওদিকে এ বছরই খসরণর পুত্র 
দ্বিতীয় কারুদ সমগ্র রোমান অধিকৃত এলাকা হতে হাত গুটিয়ে নিয়ে ও আসল 'শূলি' ফেরত দিয়ে রোমানদের . 
সঙ্গে সন্ধি করে নেয়। ৬২৯খৃঃ কাইজার ‘পবিত্র শূলি'কে তার আসল স্থানে সংস্থাপন করার উদ্দেশ্যে নিজে 
বায়তুল মুকাদ্দাস গমন করে এবং এ বছরই নবী করীম (সঃ) “উমরাতুল কাজা' আদায় করার উদ্দেশ্যে 
হিজরতের পর প্রথমবার মক্কায় যান। এ সবের পর কুরআনের ভবিষ্যদ্বাণীর সত্যতা ও যর্থতা সম্পর্কে কারো 
মনে একবিন্দু সন্দেহের অবকাশ থাকলো না। আরবের অসহায় মোশরেক তার প্রতি ঈমান আনলো । উবাই 
ইবনে খালফ-এর উত্তরাধিকারীদেরকে পরাজয় মেনে নিয়ে হযরত আবুবকর (রাঃ) কে শর্তানুষায়ী উটগুলি 
দিয়ে দিতে হল। তিনি সেগুলো নিয়ে নবী করীম (সঃ) এর নিকট হাজির হলেন। তিনি নির্দেশ দিলেন যে, 
উটগুলোকে সাদকা করে দাও কেননা, শর্ত করা হয়েছিল তখন শরীয়তে জুয়াকে হারাম করে কোন হুকুম 
নাযিল হয়নি। কিন্তু এখনতো তা হারামই হয়ে গেছে। এ কারণে যুদ্ধ- মান কাফের প্রতিপক্ষের নিকট হতে 
শর্তের বিনিময়ে পাওয়া মাল এহণের অনুমতি দেয়া হলো; কিন্তু তাকে নিজে তোগ- ব্যবহার করার পরিবর্তে তা 
দান করে দেয়ার নির্দেশ দেয়া হল। 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


এ সূরার শুরুতে বলা হয়েছে যে, আজ রোমানরা পরাজিত হয়েছে বলে লোকেরা মনে করছে যে, এ রাষ্ট্রের 
ধ্বংস আসন্ন হয়ে এসেছে । কিন্তু কয়েক বছর অতিবাহিত হবার মধ্যেই অবস্থার পরিবর্তন হবে। আর যারা 
পরাজিত হয়েছে, তারা বিজয়ী হবে। 


এ ভূমিকা হতে এ কথাও জানা গেল যে, মানুষ তার স্থুল দৃষ্টির কারনে বাহ্যত তাই দেখতে পায় যা বাহ্যিক 
ভাবে তার চোখের সামনে অনুষ্ঠিত হয়। কিন্তু এ বাহ্যিক অবস্থার অভ্যন্তরে যা কিছু রয়েছে তার কোন খবরই 
সে রাখে না। দুনিয়ার সামান্য সামান্য ও সাধারণ সাধারণ ব্যাপারে মানুষের এ বাহাদৃষ্টি যখন ভুল ধারণা ও 
ভুল অনুমান করার কারণ ঘটে এবং ফলে কি হবে' তা না জানার কারণে মানুষ ভুল ধারণা অনুমান করতে বাধ্য 
হয় তখন সামগ্রিক ভাবে সমগ্র জীবনের ব্যপারে বৈষয়িক জীবনের বাহ্যিক অবস্থার ওপর নির্ভর করে বসা এবং 
তারই ভিত্তিতে নিজের সমস্ত জীবনের পুঁজিকে ব্যয় করা যে কত বড় ভুল তা বলেও শেষ করা যায় না। 


পুত ১১ ত১-হতত হণ 


সূরা আর-রূম-৩০. | ১৩৩ পারা ২১ 
Re Dae) ) ॥ সে ড় হঙুসতুপুহুছুুুদ্ু 


Sate Sy S40 OC, Sac, a Be aC, 


পা 


টি 


টা 


1 তি 


এভাবে রোম ও পারস্য সংক্রান্ত ঘটনার ভাষণের লক্ষ্য পরকালের দিকে ঘুরে গেল এবং ক্রমাগত তিন রুকু 
পর্যন্ত নানা ভাবে বুঝাতে চেষ্টা করা হয়েছে যে, পরকাল খুবই সম্ভব, যুক্তিসংগত ও তার প্রয়োজনও রয়েছে 
এবং মানুষের জীবন-ব্যবস্থাকে সুস্থ ও সুন্দর করার জন্যে পরকালের প্রতি নিঃসন্দেহে ঈমান পোষণ করা ও 
তারই আলোকে বর্তমান জীবনের কার্যক্রম গ্রহণ করা একান্তই প্রয়োজনীয় । অন্যথায় শুধু বাহ্যিক অবস্থার উপর 
নির্ভর করে কোন নীতি গ্রহণ করার যে অনিবার্য পরিণাম তাইই সংঘটিত হবে । 


এ পর্যায়ে পরকাল সম্পর্কে যুক্তি পেশ করতে গিয়ে বিশ্ব-লোকের যেসব সাক্ষ্য-প্রমাণ পেশ করা হয়েছে, তার 
দ্বারা তওহীদও প্রমানিত হয়। এ কারণে চতুর্থ রুকুর শুরু হতেই ভাষণের লক্ষ্য আরোপিত হয় তওহীদের 
প্রমাণ ও শিরক বাতিল করণের ওপর । এ প্রসংগে বলা হয়েছে যে, মানুষের জন্য স্বভাব সম্মত দ্বীন এই হতে 
পারে যে, সে সর্বতোভাবে একমৃখী ও একনিষ্ঠ হয়ে একমাত্র আল্লাহর বন্দেগী করবে । শিরক বিশ্ব-প্রাকৃতিক 
ব্যবস্থা ও মানব প্রকৃতির সম্পূর্ণ বিরোধী । এ কারণে যেখানেই মানুষ এ ভূল নীতি গ্রহণ করেছে সেখানেই 
বিপর্যয় হতে বাধা । এখানে তখনকার দুনিয়ার দুটি বড় রাষ্ট্র-শক্তির মধ্যে যুদ্ধের ফলে যে চরম, ব্যাপক ও মহা 
বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল তারই দিকে ইংগিত করা হয়েছে। বলা হয়েছে যে এও শিরক-এরই ফল। অতীত 
মানব ইতহাসে যেসব জাতি চরম বিপর্যয়ে নিমজ্জিত হয়েছে তারা সকলে মোশরেক ছিল। 


উপসংহারে রূপকভাবে লোকদেরকে বুঝানো হচ্ছে যে, মৃত অবস্থায় পড়ে থাকা যমীন আল্লাহ্‌র পাঠানো বৃষ্টি 
ধারায় যেমন করে নতুনভাবে জীবন্ত হয়ে ওঠে এবং নবজীবন ও তারুণ্যের অফুরস্ত ভান্ডার বাইরে প্রকাশ 
করতে শুরু করে, অনুরূপ ভাবে আল্লাহর পাঠানো অহী এবং নবুয়যতও মৃত অবস্থায় পড়ে থাকা মানবতার পক্ষে 
রহমতের এক অপূর্ব বর্ষণ হয়ে দেখা দিয়েছে এবং তার সাহায্যে মানবতার মধ্যে নব জীবনের ক্রমবৃদ্ধি ও মহা 
কল্যাণ এবং মংগলের বাহক হয়েছে। এর কল্যাণ পুরাপুরি গ্রহণ করলে এ আরবের মরা যমীন আল্লাহর রহমতে 
জীবন্ত ও শ্যমাল শোভামন্ডিত হয়ে উঠবে; সব কল্যাণের ধারা তোমাদের জন্যেই প্রবাহিত হবে । আর কল্যাণ 
লাভ না করলে তোমরা নিজেদেরই ক্ষতি সাধন করবে । তখন অনুতাপ ও আফসোস করলে কোনই ফায়দা হবে 
না, আর ক্ষতি পূরণেরও কোন সুযোগ তোমরা কখনো পাবে না। 


লক SRC et SOR Mn তত 


HAY 271 6459 
2225) 5১১৭ 07 
মকী আর কম সূরা, (৩০) 


০৪১৯1৩৯৯৪19 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি): 


১9 ৫8 0 82: 
মধ্য 


অঞ্চলের নিকটবর্তী রোমানদের 


১. আলিফ-লাম -মীম। 

২-৫. রোমানরা নিকটবর্তী ভূখন্ডে পরাজিত হয়েছে। তাদের এই পরাজয়ের পর কয়েক বছরের মধ্যে তারা 
বিজয়ী হবে১। আসল ইখতিয়ার আল্লাহরই রয়েছে, পূর্বেও এবং পরেও। আর তা হবে সে দিন, যেদিন 
আল্লাহর দেয়া বিজয়ে মুসলমানরা আনন্দিত হবে২। আল্লাহ সাহায্য করেন যাকে চান। তিনি মহা পরাক্রমশালী 
ও দয়াবান। 


এ ইশারা সেই সংগ্রামের প্রতি যা সে সময় রোম ও ইরান সাম্রাজ্যের মধ্যে চলছিল । সে সময় রোমকরা বড় 
হীনভাবে পরাজিত হয়েছিল; এবং কেউ এ চিন্তা করতে পারেনি যে আবার তারা উিত হতে পারবে। কিন্তু 
আল্লাহতা'আলা এই আয়াতে ভবিষ্যত্বাণী করেন যে- কয়েক বছরের মধ্যে রোমকরা আবার বিজয়ী হবে। 
২, এটা আর একটা ভবিষ্যত্বাণী। এর অর্থ লোকেরা সেই সময় বুঝতে পারে- যখন বদরের যুদ্ধে একদিকে 
মুসলমানেরা বিজয়লাভ করে এবং অন্যদিকে রোম ও ইরানের যুদ্ধে রোমকরা জয়ী হয়। 
ই]. *৫ শব্দটি তিন থেকে দশ পর্যন্ত সংখ্যার জন্যে ব্যবহার করা হয়। 


্ রপ্ত টা : 
র্‌ ৮৩৬১ 4০) ‘ 
a তার ওয়াদা আল্লাহ ঃ 
্ রে পর্ণ 394 2/ 7 334 2 : 
1১০ ০৯৮০ 9৩১৮৩ টু 


Sls Sats Sas Se 


সৃষ্টি করেছেন 


৬৫ 2 ৫. তি ঠপ5 | 2/2 তু 
১৩৩ 8) ৬৪ ০2১9 5 
ন ও 


£206) ৫ 
eo 0) 2 ন 
মধ্যে অধিকাংশ নিশ্চয়ই এসং 


৬. এ ওয়াদা আল্লাহ করেছেন। আল্লাহ নিজের করা ওয়াদার খেলাপ করেন না কখনে! কিন্তু অনেক লোকই 


জানে না। 
৭. লোকেরা দুনিয়ার জীবনের শুধু বাহ্যিক দিকটিই জানে, আর পরকাল সম্পর্কে তার! নিজেরাই গাফিল। হু 
৮. তারা কি কখনো নিজেরা নিজেদের বিষয়ে চিন্তা-ভাবনা করে দেখেনি? আল্লাহ যমীন ও আসমান এবং |& 
তাদের মধ্যে অবস্থিত সমস্ত জিনিস সত্যতা সহকারে ও একটি নির্দিষ্ট সীয়াদের জন্যে পয়দা করেছেন কিনতু || 


বহু লোক তাদের রবের সাথে মিলিত হওয়ার কথা অস্বীকার করেও । 


অর্থাৎ মানুষ যদি বিশ্ব-ব্যবস্থার প্রতি সচিন্ত দৃষ্টি নিক্ষেপ করে তবে দুটি সত্য তার দৃষ্টিতে সৃশ্পষ্টরূপে প্রকট টু 
হয়ে উঠবে। প্রথম -এ কোন খেলাড়ীর খেলা নয়, বরং এ প্রজ্ঞাভিত্তিক উদ্দেশ্যমূলক এক ব্যবস্থা। দ্বিতীয় | 
-এ অনাদি ও চিরস্থায়ী কোন ব্যবস্থা নয়। বরং একদিন অবশ্যই এ শেষ হয়ে যাবে। এ দুটি সত্যই 
পরকালের অস্তিত্ব প্রমাণ করে। কিন্তু মানুষ এ সব কিছু দেখা সত্বেও পারলৌকিক জীবনের অস্তিত্ অস্বীকার 


ও জিও AY, Lo Me) এ) 


Ot, Ja 0 Se সস 


৮০৪৪০ 


বর্নিত 


অপি 2 আআ আঠা জা? জি আআ) জং হত আজ nt 


SCR Be OCs Sr Ce 0 fC RC ar, 


| 3৫ 


৯ 
AA 


45 6৩ BE ১2 ৩2 ES 
শক্তিতে এদের চেয়ে প্রবলতর তারাছিল জনের পূর্বে ন যারা 


পা এপার cro VENA CD 2৪ 2৮2 
5 0১৮ ও S| ৩৩৮ 5 ০০৫০) | 


যা এরা আবাদ (ভার)চেয়েও অধিকতর তা আবাদকরত ও 
করেছে 


06 ৩ 


পর 


ene. i, SK, wf, HC uC, ms 


fw sn a 


(, HCW. জা রং জা জা, ও 


(915) ৫ 


মন্দ মন্দ কর্ম করেছিল (ভোদের) যারা 


2৫2 / ০৮৭13 
9০5৮ ৮ 


বিদ্রুপকিরত সংভার্ট ভায়াহিল 


হি 
এ 
৬ 
হি 
এ 
নই 
8 
- 
ত 
০ 


৯. এই লোকেরা কি কখনো যমীনে চলে- ফিরে বেড়ায়নি? তাহলে তারা সে লোকদের পরিণাম দেখতে পেত. 
যারা তাদের পূর্বে চলে গেছে। তারা এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল। তারা যমীনকে খুব ভাল করে 
চাষাবাদ করেছিল এবং তা এতখানি আবাদ করেছিল, যতটা এরা করে নেই। তাদের নিকট তাদের রসূল ' 
উজ্জ্বল নিদর্শনসমূহ নিয়ে এসেছে। পরন্তু আল্লাহ তাদের উপর যুলমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই 
নিজেদের উপর যুলম করেছিল। 

১০. শেষ পর্যন্ত যারা অন্যায় কাজ করেছিল, তাদের পরিণাম অত্যন্ত খারাব হয়েছে; এজন্যে যে, তারা আল্লাহর 
আয়াত-সমৃহকে মিথ্যা বলেছিল এবং তারা তাকে ঠাট্টা ও বিদ্রুপ করত ৷ 


* এখানে ও ৮৮৮৯৮ একটা শব্দ । এর অর্থ যুলম করতেছিল কিনতু মাঝখানে, ২৯.) এসে এ 
শন্দটাকে ভেঙে ফেলেছে । কিন্তু সরলার্থে কোন পরিবর্তন হয়নি। অনুরূপ ০৮৯: একই শব্দ 


4৫ 


নুনু ৯০১০১১১০০০২০২৯১২০২১০২৭১২৪২৪০০ ২১২২০৪০৪৪৪৪ 


ৰা 


22, পু CAE Td ৮ 


চর 5৩৮ 2658 | 6? 


সংগঠিতহবে যেদিন: এবং অস্ীকাররকারী তদের্বানানো শরীক তারাহবৰে এবং 


৮ ভোর, £ ৫৫ ৫ eo 
5 1৯০ তি ও ৪0৯৫2 ১৮০৯ 
ও ঈমানএনেছে যারা তারা বিভক্ত হয়ে যাবে সেদিন 
লে 


2° 2৫ 


৪৫ ॥ 1 & 
৩৩১৮ 2555 0 পি sob) 


দবাগ-বাণিচার হবে তারাতখন “নেকীসমূহের 


রুকু-২ 

১১. আল্লাহই সৃষ্টির সূচনা করেন। পরে তিনিই তার পুনরাবৃত্তি করবেন। অতঃপর তারই দিকে তোমরা 
প্রত্যাবর্তিত হবে। 

১২. আর যখন সেই 'কেয়ামত' সংঘটিত হবে, সেদিন অপরাধী লোকেরা নিরাশ হবে৪। 

১৩. তাদের বানানো শরীকদের মধ্যে কেউ তাদের জন্যে সুপারিশকারী হবেনা । আর তারা নিজেদের বানানো 
শরীকদের অস্বীকার করবে৫। 

১৪. যেদিন সেই কেয়ামত হবে সেদিন (সব মানুষ) বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়বে। 

“১৫. যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে তাদেরকে বাগ-বাগিচায় আনন্দ ও স্কুর্তির মধ্যে রাখা হবে। 


৪. মূলে মুবলেসূন শব্দ ব্যবহৃত হয়েছে! ইবলাস-এর অর্থ হতাশা ও আঘাতের কারণে কোন ব্যক্তির বিমূঢ় 
হয়ে যাওয়া। 


অর্থাৎ সে সময়ে মোশরেকরা নিজেরা এ কথা স্বীকার করবে যে,.-“এদেরকে আল্লাহর শরীক গণ্য করে 


খে 


3655 


তত ২০২২২০২১১০৭, 


৫০ 


টেরি ই ররর ররর হইয়া যে ছররছে ররছ হ হা ছি NT TT 


5: st ৰ 3 ৫59 ৫ 6 


সাক্ষাতকে ১ যারা তি: 


টে NERA A 2 তিলার 2 ০টি পু রাও ৯ 


১৮৯১ & 2% (০৮১০ Csr lol 4 Ss LC 


তোনরাসন্ধযাকর যখন আল্লাহর অতএব উপস্থিত করাহবে শান্তির যধ্যে 
(অর্থাৎ মাগরিব হয়) মহিমাঘোযণাকর 


5 ৯2১৯ ও ৬০০ এ ? UR ০৫৯5 


মধ্যে  সকলপ্রশংসা তারই এবং ও 
জন্যে 


৫৫ 


১০৮ পার 2 
(৪ 2১৯ ৫) 55 ১৪) (০:১১ 
জীবস্তকে তিনি বে বেরকরেন তোমার মেজ যখন অপরাহ্ন এবং(মহিমা পৃথিবীতে 
সময় হয় (অর্থাৎ আসরে) ঘোষণা কর) 


ED AE + 2 22587 রা 271 
G2 ১ এত] ৩2 রোপা হস 2 ৬৯ 2 


টবিতকরেন এবং জীবন্ত হতে মৃতকে বেরকরেন ও হতে 


0952 48১ ঠ৮8% ৩৩ ০2৪ 


তোমাদেরবের করা এবং ভারমৃত্যুর পরে পৃথিবীকে 
হবে 


১৬. পক্ষান্তরে যারা কুফরী করেছে এবং আমাদের আয়াতসমূহকে ও পরকালের সাক্ষাতকে মিথ্যা মনে করেছে, 
তাদেরকে আযাবে উপস্থিত রাখা হবে 

১৭. অতএব তসবীহ (পবিত্রতা ও মহিমা কীর্তন) কর আল্লাহর, যখন তোমরা সন্ধ্যা কর, আর যখন সকাল 
কর। 

১৮. আসমান ও যমীনে তাঁরই জন্য প্রশংসা । আর (তসবীহ কর তার) তৃতীয় প্রহরে এবং তোমাদের যখন 
যোহরের সময় হয়৬। 

১৯. তিনি জীবস্তকে মৃত হতে বের করেন এবং মৃতকে জীবন্ত হতে বের করে আনেন । আর যমীনকে তার 
মৃত্যুর পর জীবন দান করেন৷ এমনিভাবে তোমাদেরকেও (মৃত্যু অবস্থা হতে) বেরকরে আনা হবে। 


৬. এ আয়াতে নামাযের চার ওয়াক্তের প্রতি সুষ্পষ্ট ইশারা করা হয়েছেঃ ফজর, মগরিব, আসর ও যোহর । এর 
সংগে সূরা হৃদের ১১৪ নং আয়াত, সূরা বনী-ইসরাঈলের ৭৮নং আয়াত ও সূরা 'ত্বা-হা'র ১৩০ নং আয়াত 
পাঠ করলে নামাথের পাঁচটি ওয়াক্তের নির্দেশ পাওয়া যাবে । 


টিটি 


নি 


Herendeen সুইস সস eee sence eee eee eee 


Kil আর-রূম-৩০ ১৩৯ পারা ২১ 


ডা He 5 
ঠি মধ্যে এবং 
(রয়েছে) 


(৮.৯ (1 752 (৩৪ 3 © OAS 
তোমরা ছড়িয়ে পড়ছ 


৫ > 
Z ELC + 35) 1: CIE বির 


৯৮১৬০ 201 


8 ৬৪৭ £ ১৪১3 


ও তোমাদের ভাষাসমূহের ও 


als 1921 ৩৮ 2 9৩৮৮৯, 5১৬ ৩)১ ২ 


1 ৮৯৯ 
ং উন লেকি অবশ্যই 
তোমাদের নিদ্রা 775 মধ্যেহতে এবং নিদৰ্শনাবলী 


২০. তার নিদর্শনসমূহের মধ্যে একটি এই যে, তিনি তোমাদেরকে মাটি হতে পয়দা করেছেন। অতঃপর 
তোমরা সহসা মানুষ (হয়ে উঠে যমীনে) ছড়িয়ে পড়ছ। 

২১. তাঁর নিদর্শন-সমূহের মধ্য এও (একটি) যে, তিনি তোমাদের জন্যে তোমাদেরই জাতির মধ্যে হতে স্ত্রীদের 
সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের নিকট পরম প্রশান্তি লাভ করতে পার। আর তোমাদের মধ্যে ভালবাসা ও 
সহৃদয়তার সৃষ্টি করে দিয়েছেন। নিঃসন্দেহে এতে বিপুল নিদর্শন নিহিত রয়েছে সেই লোকদের জন্যে যারা 
চিন্তা-ভাবনা করে। 

২২. আর তীর নিদর্শন-সমূহের মধ্যে রয়েছে আকাশ-সমূহ ও যমীনের সৃষ্টি, আর তোমার ভাষা-সমূহ ও 
তোমাদের-বর্ণের পার্থক্য । বস্তুতঃ এতে অসংখ্য নিদর্শন রয়েছে জ্ঞানী লোকদের জন্যে । 


২৩.আর তাঁর নিদর্শন-সমূহের মধ্যে রয়েছে তোমাদের রাত ও দিনের বেলা নিদ্রা যাওয়া এবং তোমাদের তীর 


(রয়েছে) 
৮9)৫5৫0116 প ৫ €০৫৫247 চা 
0৮৩ 5 ৮55 ৬৮৮ 505 2 


বর্ধণকরেন এবং ভরষা রূপে ও ভয় বিদ্যুৎ তোমাদের 


গু 


82 


এ, 
2.9 
1. Es ECE, 8. N,N, Ee, ভা, রি, জাত জে, জা, 


0৫০ 


SG SG SG 


টে 


HG Sl Sa Sa 


AAD) ্ত 27256 
৩ ৫৩৪ ৩০ এ © ০৮০৪৪ 


(এও) তীরনিদর্শন মধ্যেহতে এবং (যারা) জ্ঞান-বুদ্ধিরাখে 
সমূহের 


১ 
SC Sts S 


8485 


রয়েছে 


যে 
পি 5৫ চবি 5A 
টে G5 8) 6 oil oy) 


[, 88. w. mt en. EN. e EA. dE. eG 


GC Sat BG hCG SC) 


ডাকদিবেন যখন এরপর 


EAS 


2.9.09 


22727 IE 


৬ 
ং বেরহয়ে আসবে 


» পপ জে রে জা ও. জা dR. 


ভা 


ইটস 


বস্তুতঃ এতে বিপুল নিদর্শন রয়েছে সেই লোকদের জন্যে, যারা (মনোযোগ সহকারে ) শুনে। 

২৪. আর তাঁর নিদর্শন-সমূহের মধ্যে এও রয়েছে যে, তিনি তোমাদেরকে বিদ্যুতের চমক দেখিয়ে থাকেন, ভয় 
সহকারে এবং আশা-বাসনা সহকারেও, আর আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন। পরে তার সাহায্যে যমীনকে তার 
মৃত্যুর পর জীবন দান করেন । নিশ্চিতই এতে অসংখ্য নিদশর্ন রয়েছে সেই লোকদের জন্যে, যারা জ্ঞান-বুদ্ধিকে 
কাজে লাগায়। 

২৫. তার অসংখ্য নিদর্শনের মধ্যে এও রয়েছে যে, আসমান ও যমীন তারই হুকুমে প্রতিষ্ঠিত রয়েছে । পরে 
যখনই তিনি তোমাদেরকে যমীন হতে আহবান করবেন, শুধুমাত্র একটি বারের আহবানেই সহসা তোমরা বের 
হয়ে আসবে। 

২৬.আকাশ-মণ্ডল ও যমীনে যাকিছু আছে তারা সবই তারই বান্দা । সবকিছুই ভার করমানের অধীন। 


eae nee en ene Sn Orn সরস সহ Sense Se EES SSeS Sr ee Ee শহিদের শন 


| ও জে জ। রা) জে, জা? ভা, হা জা, জাত পা জা g.n, 


ছা) হাজেরা, 


করবেন 


ঠ 558 2 ৬১৮০ ও 5 


পরাক্রমশালী তিনি এবং পৃথিবীতে এবং আসমান সদূৃহের মধ্যে সর্বোত্তম 


Rr ৫ পর্ব ef ৮১ 2) 
Ue ৫9 (৯৮ 


একটি তোমাদের পেশকরেন মহাবিজ্ঞ 


E.G GH. RM. হা, হা জা, জে. 


ral 2৫৫ 42 Li By y 
2 রব {9 2 w A চর ঞ 
ঙ রঃ রত / +e 2 RLS AA ৫ রা 
BD 3 7b ৬4৫৫৩ চে (০ 
অংশীদার কিছু(সংখ্যক) ‘তোমাদের ডানহাত মালিক করেছে যাকে' নধ্যহতে 
(অথ্যাৎ তোমাদের দাস দাসী) 


2 
ভয় 


রা রো, সা, টিং 


1 জা) জু, জা, naw, 


নিদর্শণাবলী আমরা বর্ণনা করি 
বিশাদ ভাবে 


7, জে. জে জু) রা, জে, ভা হে) জা, 


২৭. তিনিই সৃষ্টির সূচনা করেন, পরে তিনিই এর পুনরাবৃত্তি করবেন। আর এটা তার পক্ষে সহজতর, আকাশ 
মন্ডলি ও যমীনে তার গুণাবলী বা মর্যাদা সবেত্তিম এবং তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ। 


রুকু-৪ 

২৮, তিনি তোমাদেরকে তোমাদের নিজেদের ব্যাপার হতে একটি দৃষ্টান্ত দিচ্ছেন। তোমাদের মালিকানাধীন 
গোলামদের মধ্যে কিছু গোলাম এমন আছে কি যারা আমাদের দেয়া ধন সম্পদে তোমাদের সাথে সমান ভাবে 
অংশীদার হবে আর তোমরা তাদেরকে তেমনই ভয় করবে যেমন নিজেদের সমান লোকদেরকে তয় করে 
থাক?৭ - এভাবে আমরা আয়াত সমূহকে খুলে খুলে পেশ করে থাকি তাদের জন্যে যারা জ্ঞান-বুদ্ধি কাজে 
লাগায়। 


মিহি বেলে mmm mmm 


Bu 


৭.. সূরা নহলের ৬২ নং আয়াতে এই একই বিষয়ের কথা বলা হয়েছে। উভয় ক্ষেত্রে যুক্তি দেয়া হয়েছে যে - || 
‘তোমরা নিজেদের সম্পর্কে যখন নিজেদের দাসদের অংশীদার বানাও না, তখন তোমাদের বুদ্ধিতে এ কথা | 
কেমন করে আসে যে আল্লাহ নিজের উলুহিয়াতে নিজের দাসদের অংশীদার নির্দিষ্ট করেন।' 


{ ৫2722 ৩৩১৮ 
১০৫৯5 ৬ our? ৩ 


তোমার লক্ষকে অতঃএব(হে নবী) সাহায্যকারীদের কেউ তাদেরজন্যে না! 


(হতে পারে) 


AG GON 
| fs ১১১ 


B 
অধীকাংশ কিন্তু 


২৯. কিন্তু এই যালেম লোকেরা না বুঝে-শুনে নিজেদের ধারণা-কল্পনার পিছনে ছুটে চলছে। এখন কে সেই 
ব্যক্তিকে পথ দেখাবে, যাকে আল্লাহই পথভ্রষ্ট করেছেন? এই ধরণের লোকদের তো কেউ সাহায্যকারী হতে 
পারে না। 

৩০. অতএব (হে নবী ও নবীর অনুসরণকারীরা) একমুখী হয়ে নিজেদের সমগ্র লক্ষ্য এই দ্বীনের দিকে প্রতিষ্ঠিত 
কর, (কেন্দ্রীভূত করে দাও, দাড়িয়ে যাও) সেই প্রকৃতির উপর, যার উপর আল্লাহতা*আলা মানুষকে পয়দা 
করেছেন। আল্লাহ্‌র বানানো কাঠামো বদলানে! যেতে পারে না৮। ইহাই সর্বতোভাবে সত্য নির্ভুল দ্বীন। কিন্তু 
অনেক লোকই তা জানে না। 


| ৮. অর্থাৎ আল্লাহ মানুষকে নিজের দাসরপে সৃষ্টি করেছেন, এবং তার নিজেরই বন্দেগী করার জন্যে সৃষ্টি 
করেছেন । এ সৃষ্টিধারা কারুরই পক্ষে পরিবর্তন করা সম্ভব নয়। মানুষ হচ্ছে “আল্লাহর দাস' ৷ এই অবস্থা 
থেকে সে “আল্লাহর দাস নয়' এমন অবস্থায় পরিবর্তিত হয়ে যেতে পারে না। এবং “আল্লাহ নয়’ এমন 
কাউকে “আল্লাহ গণ্য’ করলে যথার্থ পক্ষে সে "আল্লাহ্‌" হয়ে যেতে পারে না। মানুষ নিজের জন্যে যত 
সংখ্যক ইচ্ছা উপাস্য খহণ করুক না কেন, এক আল্লাহ হাড়া-মানুষ কারুরই বান্দা নয় । এ আয়াতের দ্বিতীয় 
প্রকার অনুবাদ এও হতে পারে যে-“ আল্লাহর সৃষ্টি ধারায় যেন পরিবর্তন না করা হয়।” অর্থাৎ যে প্রকৃতির 


ও 819৫ ১৪৩ পারা ২১ 


রে ০:95 6 2৫ পাও 2 
৫ ) 3 ৪৮ 5 527 21 
তোমরাহয়ো না এবং ও তাকে ভয়কর এবং তারইদিকে ১৭ 


( ৯৬৫৪ 6 £ পর 15৫ 56 0264550 


প্রত্যেক বিভিন্রদল হয়েগিয়েছে এবং তাদেরদ্বীনকে বিভক্ত করেছে যারা 


ভি 45 


রর 


রে 


>, 0M, 0s. 8. E.R. EH, E.G NR. E, REE: E.G: fe 


৫৫১ শর্ট 2) 04 
ঞ 


৫: o>) 


Pa 
তখন 


বহমত ভারপক্ষ 
PE he 
৫ 19 নি 
পা oor 
যে অকৃতজ্ঞতা করে যেন 


৫ 21 


জি 


৪68 ও ৫ tC A 5 


শিরককরত তির বলে 
যা 


se Med. হাত হা? জা, জা. জে, 


৩১. (তোমরা দাড়াও এ কথার উপর) আল্লাহর দিকে রুজু করে, ভয় কর তাকে এবং নামায কায়েম কর আর 
সেই মোশরেকদের মধ্যে শামিল হয়োনা। 

৩২. যারা নিজেদের দ্বীনকে আলাদা বানিয়ে নিয়েছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়েছে; প্রত্যেকটি দলই 
নিজের নিকট যা আছে তা নিয়েই মগ্নু হয়ে রয়েছে। 

৩৩. লোকদের অবস্থা এই যে যখন তারা কোন কষ্টের সন্ষুখীন হয়, তখন নিজেদের রবের দিকে রুজু হয়ে 
তাঁকে ডাকে। পরে যখন তিনি তাদেরকে নিজের রহমতের খানিকটা স্বাদ আস্বাদন করিয়ে দেন তখন সহসাই 
তাদের কিছু লোক শিরক করতে শুরু করে দেয়। 

৩৪. যেন আমাদের দেয়া অনুগ্রহের না-শোকরী করে, ঠিক আছে, মজা লুটে নাও, শীঘ্রই তোমরা জানতে 
পারবে। 

৩৫, কী ক 2 উর 


সূরা আর-রূম-৩০ ১৪৪ পারা ২১ 


Zod erg ৫৫৫ পৰ, 
০০০০৯) rl 551 ১1 এ 
লোকদেরকে আমরা যখন এবং 
আস্বাদন 
»ত৫৫ তি ৫ Bur 
পর 
আগেপাঠিয়েছে এ কারণে কোন দুদর্শা 
যা 
৮4) 4 dod 


201 6 br 5 


পা ওর পা 5525৮ পে ৬ 5১4৫ 
22 ৩১৬৪ ৬৫৬ +> 
চায় ০৮১ উত্তম 


০ জা 2) জা) হা জা, জি) ডা, খা? জা, গা, জা, জা, জা টি, জে জে, জা, গ্। জা 


7/22 273) 
৩ ৩৯৯৩ 


সফলকাম 


৩৬. আমরা যখন লোকদেরকে রহমতের স্বাদ আস্বাদন করাই তখন তারা তা পেয়ে গর্বে ফুলে ওঠে । আর 
যখন তাদের কৃতকাজের দরুন তাদের উপর কোন বিপদ ঘনিয়ে আসে, তখন সহসাই তারা নিরাশ হয়ে পড়ে। 
৩৭. এরা কি দেখে না যে, আল্লাহই রেযক প্রশস্ত করে দেন যার জন্যে চান এবং সংকীর্ণ করে দেন (যার জন্যে 
চান)? নিশ্চয়ই এ ব্যাপারে বহুসংখ্যক নিদর্শন রয়েছে ঈমানদার লোকদের জন্যে । 

৩৮, অতএব, (হে ঈমানদার লোকেরা!) আত্মীয়কে তার হক পৌছে দাও আর মিসকীন ও মুসাফিরকে দাও 
(তাদের হক৯)। এ উত্তম পন্থা সেই লোকদের জন্যে যারা আল্লাহর সন্তোষ চায় । আর তারাই কল্যাণ লাভে 
সক্ষম হবে। 


5) 
5 
নি 
টি 
এ 
| 
রি 
এ 
চি 
a) 
RL) 
) 
A 
) 
জা, 
টি 
১ 
এজ 
চি 
যা 
এজ 
nl 
চি 
লি 
Bt 
এ 
এ 
১ 
টি 
টি 
জজ 


La. পা, আআ পা, জাত 8, জি জে) রো, ঘা জ 


আআ পর EL 


* 1) জা, জা ভা আন, জ 


Ms Ws 


এ বলেননি যে- “আত্মীয়, দরিদ্র ও মূসাফীরকে দান কর” । নির্দেশ করা হয়েছে- এ তাদের হক (প্রাপ্য) যা 
তোমার পরিশোধ করা উচিত, এবং হক মনে করেই আদায় করা উচিত। 


+E... Ryd. জে, 


073277 ৮৮ & 2 ৬৪ ডি 
1৯) (7 92 2 
বৃদ্ধি পায়যেন সুদ 


55 2 


1১27 


tr 2 ৫ টে 6৫) ১০ 

26 ০০০ ০০০৭ 

তারা শরীক করে (তা)হতে অনেক উর্দ্ধে এবং তিনি পবিত্র মহান 
যা 


৩৯. লোকদের অর্থের সাথে শামিল হয়ে বৃদ্ধি পাবে- এই জন্যে তোমরা যে সুদ দাও তা আল্লাহর নিকট বৃদ্ধি 
পায় না১০, আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তোমরা যে যাকাত দাও, মূলতঃ এই যাকাত দানকারীরাই 
তাদের অর্থ বৃদ্ধি করে। 

৪০. আল্লাহই তো তোমাদেরকে পয়দা করেছেন, অতঃপর তোমাদেরকে রেযক দান করেছেন; অতঃপর তিনি 
তোমাদেরকে মৃত্যু দেন এবং তিনিই আবার জীবিত করবেন। তোমাদের বানানো শরীকদের মধ্যে এমন কেউ 
আছে কি যে এসবের কোন একটি কাজও করতে পারে? তিনি পবিত্র মহান, এরা যে শিরক করে তা হতে তিনি 
অনেক উর্ধ্বে। 


১০. সূদের নিন্দায় অবতীর্ণ এ কুরআন মজীদের প্রথম আয়াত । এ সম্পর্কে পরবর্তী বিধানগুলো আলে-ইমরান 
১৩ নং আয়াতে, বাকারা ২৭৫-২৭৯নং আয়াতে দ্রষ্টব্য । 


BA 


শব্দাঘে কুরঃ-_৬/১৯ 


EINE TE OO SN OTE PE IE OIE 


SNOT 


LE 
5. 
bo 
হু 
5 
জজ. 
5 
A 
র্‌ 
= 
Ll 


"(40 


সূরা আর-রূম-৩০ | ১৪৬ পারা ২১ 


স্নস্্স্স্্মস্শূরস্্রস্স্যাস্্স্ম্হ্র্র্ তা রহ হি ত্র ছি 


১455৩ ০০৩ ol LS EG pl) GS 


{Me জা) জা ME) 


তাদেরতিনি যেন লোকদের হাত অর্জন করেছে একারণে জলভাগে ও  স্থলভাগে বিপর্যয় ছড়িয়েপড়েছে | 
আস্বাদন করান যা ‘ 

222 2 AIS 27 292074 AA 2০৫ ৫০] 
bi ০১৪ ৪ ০৯৮৪০ +8৩ 12৮৮ GH ax 
তোমরা বল ফিরে আসে তারা যাতে তারাকাজ যা কিছুটা | 

:n চলেফিরেদেখ (হে নবী) করেছে 5 
kK ত 21৭ পা ৰব 2212267 রি i |g 
“| 92 95 ASL ৬ শর্ট 1596 ০১9) ও | 
র্‌ যারা (তাদের) পরিণাম ছিল কেমন অতঃপর পৃথিবীর মধ্যে | 
[> 8 
65] র্‌ 
Bl 21৮১৮ এন্টি ৮৯৩৫৩ 22 2% 24 রা ০৫ | 
১ UE © OSA =| O86 ৯০৩৩ 

রণ 

তাদের অধিকাংশ ছিল পূর্বে (ছিল) | 


তোমার লক্ষা অতএব(হে নবী) মুশরেক 
প্রতিষ্ঠিত 


৫৮৩ 6 ? ১ ২1৫ চোর 2 5 wd? er 
582 5 25 6 তা 9৩৫ SM 9১ 


॥ জ। জা? হা, জে হে) হা, রেস RE: 


A226, 4 ৬ পর্ণ ঠায় 
bl 


৩০ OU 


-৫ 
0 স্থলভাগ ও জলভাগে বিপর্যয়ের সৃষ্টি হয়েছে লোকদের নিজেদের কৃতকর্মের দরুন১১। যেন তাদেরকে 
তাদের কিছু কৃতকর্মের স্বাদ আস্বাদন করাতে পারেন। এর ফলে হয়ত তারা ফিরে আসবে । 

৪২. (হে 'নবী।) তাদেরকে বল, যমীনে চলে ফিরে দেখ, পূর্বের লোকদের পরিণতি কি হয়েছে। তাদের 
অধিকাংশ মোশরেকই তো ছিল। 

৪৩. অতএব (হে নবী!) তোমার লক্ষ্য মজবুতী সহকারে নিবদ্ধ ক্র সেই সঠিক দীনের প্রতি সেই দিনের আসার 
আগে যার টলে যাওয়া আল্লাহর তরফ হতে কোনই উপায় নেই। সেদিন লোকেরা বিচ্ছিন্ন হয়ে পরষ্পর হতে 
আলাদা হয়ে যাবে। 

88. যে ব্যক্তি কুফরী করেছে তার কুফরীর কুফল তার উপরই বর্তিবে । আর যারা নেক আমল করেছে, তারা 
নিজেদেরই জন্যেকেল্যাণের পথ) পরিষ্কার করছে; 


2 


এ 


রত 


১১. এখানে সেই যুদ্ধের প্রতি ইংগিত করা হয়েছে যা সে সময়ে পৃথিবীর দুই বিরাট শক্তি ইরান ও রোমের মধ্যে 
চলছিল। 


ose LM) 


সিরাত 


রি রা 
আমরা অতঃপর 
রর সু 


224 


8৫, যেন আল্লাহতা'আলা ঈমানদার ও নেক আমলকারী লোকদেরকে তার অনুগ্রহ দানে ধন্য করতে পারেন। 
নিঃসন্দেহে তিনি কাফেরদেরকে পছন্দ করেন না। 

৪৬.তার নিদর্শনাদির মধ্যে একটি হল এই যে, তিনি বাতাস পাঠিয়ে দেন সুসংবাদ দানের জন্যে এবং 
তোমাদেরকে নিজের রহমত দানে ধন্য করার জন্যে । আর এজন্যে যে, নৌকাগুলি তাঁর হুকুমে চলবে এবং 
তোমরা তার অনুগ্রহের সন্ধান করবে ও তাঁর শোকর আদায় করবে। 

৪৭. আমরা তোমার পূর্বে নৰী-রসূলদেরকে তাদের জাতির লোকদের প্রতি পাঠিয়েছি। তারা তাদের নিকট 
উজ্জ্বল নিদর্শনাদি নিয়ে এসেছে। যারা অপরাধ করেছে আমরা তাদের উপর প্রতিশোধ নিয়েছি। আর 


সূরা আর-ক্লনম-৩০ ১৪৮ পারা ২১ 


2 ১22 ৬৬ ৮ ed 
৩০৬৮ 25575) ০৮ 
অধ্যে তা অতঃপর 
ভিউাজতঃপরন. মেঘমালাকে তা ফলে বায় 
SPD 


সঞ্চালিত করে 
z £27 পর রুপ 
1০০ ১১৮) Gr ০ 
বেরহয় বৃষ্টির ফোটা তুমি অতঃপর বখন্ত- বিখন্ত 
দেখতে পাও 


2 


কে টি রে রে রে ডেল 


ছল - জা। 


GA) 
UE. জা) জি চে, A 


a DDD, 
AHH 


Ct 


সনি, 


B 
R 
[ 
[-) 
a 
B 
[০ 
be 


৮ ৩০ ০5) ৩ 


ue EP | 


5 wh 
9 ৮ 0০ 22 5 cg 


সব উপর তিনিই মৃতদেরকে তিনি অবশ্যুই 


1, জে) জা) 0.0.0, হে জা, জে, চে, হা) ডা, রঃ) রে? জা) ঢল রা জে জা 


OOO 


৪৮. আল্লাহই বাতাস পাঠিয়ে থাকেন এবং তা মেঘমালাকে উ্থিত করে। পরে তা মেঘমালাকে আকাশে ছড়িয়ে 
দেয় যেমন চায় এবং তাকে টুকরা টুকরা করে দেয় । পরে তুমি দেখতে পাও যে, বৃষ্টির ফোটা মেঘমালা হতে 
বিন্দু বিন্দু করে পড়তে থাকে । তিনি তার বান্দাদের মধ্যে হতে তার উপর যখন চান বৃষ্টি বর্ষণ করে থাকেন, 
তখন সহসা তারা আনন্দে বিগলিত হয়ে ওঠে; 

৪৯, অথচ তার বর্ষণের পূর্বে তারা নিরাশ হয়ে যাচ্ছিল। 

৫০. আল্লাহর এ রহমতের প্রভাব লক্ষ্য কর, মরে পড়ে থাকা যমীনকে তিনি কিভাবে জীবন্ত করে তোলেন! 
নিঃসন্দেহে তিনি মৃতদের জীবন দানকারী এবং তিনি সর্ব বিষয়ে সক্ষম । 


fs আআ জা, আত জা, জা, জং 


1, nau. জা) জা) হা) ঢা) হা। )) জা, জা, জে) া। 


তা নস 9 সরস ত 92৯ নিস সর 3 সর সস সতী 


VC Sa uc te Du 


PIA AE) ৫2 2 পারত 
৮০))১ ১) Cs) | 0১১ 
তা ফলে (এমন) 
তারাদেখে বায়ু 


~ ৪১0 SEE 


ওনতেপার না রি 


১৪ ০ ৩59 © 0 রঃ 15) Ed 


পথপ্রদশক তুমি না এবং পৃষ্ঠ সমূহ তারাফিরায় 


HERTS বত 18 
৪% ৩০) ৮৮৮ ৩৯৮ Ge 


ঈমানআনে (তাকে) যে বাতীত তুমি শুনাতেপার না 


৫১. আমরা যদি এমন কোন হাওয়া পাঠাই যার ফলে তারা নিজেদের ফসলের ক্ষেতকে হরিত্বর্ণ দেখতে পায় 
তা হলে তারা কুফরীই করতে থাকে ১২। 

৫২. (হে নবী!) তুমি মৃতদের শুনাতে পারো না১৩, না সেই বধির লোকদেরকে শুনাতে পারো যারা পিঠ 
ফিরিয়ে চলে যেতে থাকে । 

৫৩. আর না তুমি অন্ধ লোকদেরকে তাদের গোমরাহী হতে বের করে সত্য-সঠিক পথ দেখাতে পারো। 
তুমিতো কেবল তাদেরকেই শুনাতে পারো, যারা আমাদের আয়াতের প্রতি ঈমান আনে ও আনুগত্যের মস্তক 
নত করে দেয়। 


, অর্থাৎ তারা আল্লাহকে নিন্দা করতে শুরু করে দেয় ও তার প্রতি অভিযোগ করতে লেগে যায় যে- তিনি 
আমাদের উপর কেমন বিপদ চাপিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ যখন তাদের উপর নানা নেয়ামত বর্ষণ 
করেছিলেন সে সময়ে তারা কৃতজ্ঞতার পরিবর্তে তার অমর্যাদা করেছিল । 

, অর্থাৎ সেই সব লোকের যাদের বিবেক মরেই গিয়েছে। 


সূরা আর-রূম-৩০ ১৫০ পারা ২১ 
2555555555555555522 Cede eee he Teer ACHAT ae oleTetes 


9৮:62 


82327 পাঠিত চা 


bod ৯৯ 


০525 2% 2 95201 ন ) 
টা যেদিন এবং রিনি 
22 ৫ / 22 


৫ ১৮1 & 3৯2) 
উহ রে অবস্থানকরেছি না অপরাধীরা 
৮ 48৫৮ 2 

2) 155 Gi 06 2 © CY 
জ্ঞান দেয়া হয়েছিল যাদের বলবে এবং তারা ধোকাখেয়েছিল 
১৬ 55 এ) 8 AS 0 73 


এটাইতো পুনরুথানের দিক... পর্যস্ত আল্লাহর লিখনে তোমরাঅবস্থান 
করেছিলে 


ৃ 
ৃ 
ৃ 
in 


৫৪. আল্লাহই তিনি, যিনি দূর্বল অবস্থায় তোমাদের সৃষ্টির সূচনা করছেন; অতঃপর এই দুর্বলতার পর 
তোমাদেরকে শক্তি দান করেছেন; পরে এই শক্তির পর তোমাদেরকে দূর্বল ও বৃদ্ধ করে দিয়েছেন। তিনি যাই 
চান সৃষ্টি করেন । আর তিনি সবকিছুই জানেন, সব জিনিসের উপর শক্তিমান তিনি। 
৫৫. আর যখন সেই সময়টি ১৪ এসে পড়বে, তখন অপরাধী লোকেরা শপথ করে বলবে যে, আমরা অল্প 
সময়ের বেশী অবস্থান করেনি। এমনি ভাবেই তারা দুনিয়ার জীবনে ধোকা খাচ্ছিল। 
৫৬, কিন্তু যাদেরকে জ্ঞান ও ঈমান দান করা হয়েছে তারা বলবে যে, আল্লাহর লিখনে তো তোমরা পূনরস্থান 
দিবস পর্যন্ত পড়ে রয়েছো। এতো সেই হাশর (পূনরুথান) কিন্তু তোমরা জানতে না। 


CBG re Sal 


চর 


১ 
টি 
ন 
এজ. 
এ, 
m. 


se nds ens Se Ss ls Ss We 


টি. 


পার্ট এ SP CASTE 


3 542 12৬ ৫ 


আর তাদের ওযর-আপত্তি যুলমকরেছে জোনেরকে) 


2 122 2 0০ 


৩৫ 1৩৩ 3 5৩ Crh HS © sid 


এই মধ্যে লোকদেরজন্যে রে 
করেছি 


রি C422 ৮৮৫ il A 2 পা 
Gy HRS 22 LO ৪৯ ০৩ 

and তারা বলবেই (যে) তাদের নিকট অবশ্যই এবং 
নিদর্শনকেই' তুমি লিয়েআস যদি 
টে 


রঃ 2 * 
(৩ ৫01 72 ১১০০৪ ০4৬ টু) 
উপর আল্লাহ মোহর করে ম্যায় এব্যতীত তোমরা 
দিয়েছেন (বতিল পন্থী) 


2 ৫ ১১1৫ A224 2/ তর . 42 
৩5 &) ১১০৬ ৪ ৩১৮২০ ১) 09 
ওয়াদা. নিশ্চয়ই * অতএব 

সবরকর 
৩৬৬ 25 রত 
১২৫৩৪ শু চা 
দৃঢ়-বিশ্বাসকরে- (তারা) যারা 


৫৭. তাই এ দিনটিই এমন হবে, যেদিন যালেমদেরকে তাদের ওযর-আপত্তি কোন উপকারই করবে না, আর না 


তাদেরকে ক্ষমা চাইতে বলা হবে১৫ | 
৫৮. আমরা এই কুরআনে লোকদেরকে নান! ভাবে বুঝিয়েছি। তুমি তাদের নিকট যে নিদর্শনই নিয়ে এস না 


কেন, যারা মেনে নিতে অস্বীকার করেছে তারা তো এই বলবে যে, তোমরা বাতিলের উপর রয়েছ। 


৫৯. আল্লাহ এমনিভাবে জাহেল.লোকদের অন্তরে 'মোহর' মেরে দেন। 
৬০. অতএব (হে নবী!) ধৈর্য ধারণ কর, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য । আর যারা ইয়াকীন (দৃঢ়-বিশ্বাস) 


আনেনা ১৬ তারা যেন কখনই তোমাকে হান্কা না পায়। 


১৫. দ্বিতীয় প্রকার অনুবাদ এও হতে পারে যে- তাদের কাছে এও চাওয়া হবে না যে, তোমরা নিজেদের 
প্রতিপালক প্রভুকে রাষী কর। 

১৬. অর্থাৎ শত্রু তোমাকে এরূপ দুর্বল না পায় যে, তাদের হৈ-চৈ দেখে তুমি দমে যাও, অথবা তাদের মিথ্যা 
দোষ্্রাপ ও কল্পিত প্রচারনা অভিযান দেখে তুমি ভীত হয়ে পড় অথবা তাদের লাঞ্ধনা-গঞ্জনা ও ঠাট্টা- 
বিদ্রুপ দ্বারা তুমি সাহস হারিয়ে ফেল, অথবা তাদের ধমকি, ০০০০০০০০ 
পাও, TE 


32/7 2/ 22 | 


টে 


এ, 
টিটি, 


এ সূরার দ্বিতীয় রুকৃতে আপন পুত্রের প্রতি লোকমান হাকীমের নসীহত ও উপদেশ-সমূহের উল্লেখ করা 
হয়েছে । এ কারণে এ সূরার নামকরণ করা হয়েছে লোকমান । 


নাযিল হওয়ার সময়-কাল 


এ সুরার আলোচনা ও বিষয়াদি সম্পর্কে চিস্তা-বিবেচনা করলে মনে হয়, সূরাটি নাযিল হয়েছিল সে সময় যখন 
ইসলামী দা'ওআতকে দমন ও প্রতিরোধ করার উদ্দেশ্যে বিরোধীদের তরফ হতে অত্যাচার ও নিপীড়ন শুরু 
করা ছাড়াও অন্যান্য অনেক উপায় ও পন্থা গ্রহণ করা হয়েছিল। কিন্তু তা সত্বেও সে সময়ে বির্ধতার তুফান 
তখনো পূর্ণমাত্রায় তীব্র ও কঠিন হয়ে ওঠেনি। ১৪-১৫ আয়াত হ'তে এ বিষয় স্পষ্ট হয়ে ওঠে । এতে নব 
দিক্ষীত মুসলিম যুবকদেরকে বলা হয়েছে যে, আল্লাহর অধিকারের পর পিতা-মাতার অধিকার নিশ্চয়ই 
সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ; কিন্তু তারা যদি তোমাদেরকে ইসলাম কবুল করতে বাধা দেয় ও শিরক্‌-এর দিকে 
ফিরে যেতে বাধ্য করে, তাহলে তাদের এ কথা কিছুতেই মানবে না। সূরা আন্কাবৃত-এও এ কথা বলা হয়েছে। 
এ থেকে জানা যায় যে, এ দুটো সূরা একই কালে নাযিল হয়েছিল। কিন্তু উভয়ের সামগ্রিক ও সমষ্টিগত 


US. 0, SC OC. be Sn Sa. Sa SC Su et 


0B BO, 


7 
গত) 


বর্ণনাভংগী ও বিষয়বস্তু চিত্তা-বিবেচনা করলে অনুমান করা যায় যে, সূরা লোকমান প্রথমে নাযিল হয়েছে। 
কেননা তার পটভূমিতে কোন কঠিন বিরুদ্ধতার লক্ষণ দেখা যায় না। পক্ষান্তরে সূরা আন্কাবুত পাঠ করার 
সময় স্পষ্ট মনে হয় যে, তার নাযিল হওয়াকালে মুসলমানদের ওপর কঠোর যুলুম ও অত্যাচার চালানো হচ্ছিল। 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 
শিরক্‌ যে একটা অর্থহীন, অযৌক্তিক ও ভিত্তিহীন ব্যাপার এবং তওহীদই যে একমাত্র সত্য মত ও যুক্তিসন্মত | 
আদর্শ এ সূরায় সে কথাটিই লোকদেরকে বুঝানো হয়েছে। আর তাদেরকে দা'ওআত দেয়া হয়েছে যে, বাপ- | 
দাদার অন্ধ অনুসরণ ও অনুকরণ পরিত্যাগ কর, হ্যরত মুহাম্মদ (সঃ) যে আদর্শ-শিক্ষা আল্লাহর তরফ হতে | 
পেশ করছেন, তা উন্মুক্ত মনে চিন্তা ও বিবেচনা কর এবং চারিদিকের বিশ্ব-প্রকৃতির বুকে অবস্থিত এবং স্বয়ং |£ 
নিজেদের আত্ম-সত্তায় নিহিত কত সুষ্পষ্ট নিদর্শনই যে এর সত্যতার সাক্ষ্য দিচ্ছে, তা খোলা চোখে লক্ষ্য করে |& 
দেখ। এ প্রসংগে আরো বলা হয়েছে যে, হযরত মুহাম্মদ (সঃ)-এর এ দা'ওয়াত এমন কোন নতুন আওয়াজ নয় 
যা আজ দুনিয়ায় বা আরব জগতে এই প্রথমবারাই বুলন্দ করা হয়েছে এবং লোকেরা এটা পূর্বে কোন দিনই 
শুনেনি, এ এমন ব্যাপার আদৌ নয়। বস্তুত পূর্বের জ্ঞান-বুদ্ধি ও বিবেক-বিবেচনাসম্পন্ন লোকেরাও এ কথাই 
বলতেন যা আজ হযরত মুহাম্মদ (সঃ) বলছেন । তোমাদের নিজেদেরই দেশে লোকমান নামে একজন বুদ্ধিমান 
ব্যক্তি ছিলেন অতীত যুগে ৷ তীর জ্ঞান-বুদ্ধিসম্মত কথাবার্তা তোমাদের সমাজেই গল্পের মত সকলের মুখে 
প্রচলিত। তোমরা নিজেদের কথা-বার্তায় তার বিজ্ঞান সম্মত কথা দৃষ্টান্ত স্বরূপ দিন-রাত উল্লেখ করে থাকো । 
তার কথা তোমাদের কবি ও বক্তাদের. মুখে মুখে সদা উচ্চারিত । তিনি কোন্‌ সব আকীদা ও কোন্‌ সব নৈতিক 
শিক্ষা প্রচার করতেন তা তোমরা নিজেরাই বিবেচনা করে দেখ। 


1 লোকমান ৩১ ১৫৩ 
সুরা | ৫ পারা ২১ 


প্র উজ হজ od 


৫1৮ 2৫74০12৫০১৮ 420০) 

« ৫১ ০68 ১০ 07) re ৬ 

চার তার কুকু (সংখ্যা) মক লোকমান সূরা (৩১)  চৌত্রিশতার elle ) 
(সং 


এছ আপ জং mn, আট আও হর 


০১৪৯৪1৮৮612) 


আর প্রা রা জা আজি জি আত 


পাতি ্ 
কায়েম করে যারা 


| কুকু-১ 
| ১. আলিফ-লাম-মীম। 

২. ইহা বিজ্ঞান-সম্মত কিতাবের আয়াত-সমূহ১। 

৩. এ সেই সৎকর্মশীল লোকদের জন্যে হেদায়াত ও রহমত বিশেষ, 

৪. যারা নামায কায়েম করে, যাকাত দেয় ও পরকাল সম্পর্কে দৃঢ় বিশ্বাস পোষন করে। 

৫. এই লোকেরাই তাদের রবের তরফ হতে সঠিক হোদায়াতের পথে রয়েছে এবং এরাই কল্যাণ লাভে ধন্য 


অর্থাৎ এরূপ কিতাবের আয়াত যা জ্ঞান ও বিজ্ঞতায় পরিপূর্ণ । 


ৰস 


শান্তি 
5 6 | ৫ 5 রি (৫1) ৫ রর 
ন 


£ 
+ 
রত 
দন্তভরে 


নাই 


৫ 4% ৮6১৫৩ 

০6 09৯৮ 

যেন তা শুনতেপায় 
রে 

2.৫ 

2৮ 

ET 


বড় কষ্ট কর 


৬. লোকদের মধ্যে এমনও কেউ আছে, যে মন ভুলানো কথা খরিদ করে আনে২, যেন লোকদেরকে সঠিক জ্ঞান 
ব্যতিরেকেই আল্লাহর পথ হতে বিভ্রান্ত করে দিতে পারে এবং এই পথটিকেই ঠাটটা-বিদ্রুপ করে উড়িয়ে দিতে 
পারে। এ ধরণের লোকদের জন্যে কঠিন ও অপমানকর আযাব নির্দিষ্ট হয়ে রয়েছে। 

৭. তাকে যখন আমাদের আয়াত শুনানো হয় তখন সে বড় অহংকার সহকারে এমন ভাবে মুখ ফিরিয়ে চলে 
যায় যেন সে তা শুনতেই পায়নি। যেন তার কান বধির, ঠিক আছে, তাকে এক কঠিন পীড়াদায়ক আযাবের 
সুসংবাদ শুনিয়ে দাও। 


এ 


২. মূল শব্দ হচ্ছে” ৮০১৭০) 0৬ অর্থাৎ এরূপ কথা যা মানুষকে তার মধ্যে মগ্ন 
রেখে অন্য সকল প্রকার জিনিস থেকে গাফেল করে দেয়। রেওয়ায়েতে বর্ণিত আছে নবী করীম (সঃ)- 
এর নবৃয়াতের তবলীগের প্রভাব ও প্রসারতা যখন কোরাইশদের সকল প্রচেষ্টা সত্তেও রোধ করা গেল 


দিল ও গায়িকা দাস দাসীদের নিয়ে গীত-বাদ্যের ব্যবস্থা করলো যাতে লোকে এই সব জিনিসে মশগুল 
থেকে নবী করীমের কথায় কর্ণপাত না করে। ৃ 


টস 


ono Ts ene Re ee ee aie ee RR ee A RR Re en PER Ee a EER Re 


না তখন তারা ইরাণ থেকে রুস্তম ও ইসফেন্দিয়ারের কাহিনী সংগ্রহ করে এনে গল্প-গানের চর্চা শুরু করে 


CN OE PO EH 


> HEE. 0,0, জ। জা, জা, রা, un. জং ও, হি, টি) জে, জো, aad. হা জং E.R, ভা, 


॥ আআ. জা জা, হা জা, হা হা, হা) হা, জা, জা, জা জা, 


ভা জাত 


মঠ 


৮৪৮৯ 


দে 


রিও 1 SPOS 


রব রর পক 2002, 22/2 
] 2 ৩৮] Be OA Lj 2১2 


৮3 ০৮১৭ 3 GS 635 & 

পৃথিবীর মধ্যে বহাগৰ এৰং. ৪ 
2 রর 
ৃ এ 
০524 ৬ ১৮৪৫৫ 
$s 9 2 2 ৮ os ও CSG HC 

রঃ জৌড়াজোড়া প্রত্যেক প্রকার ভার মধ্যে. আমরাঅতঃপর টু 
(উদ্ভিদ) উদগতকরি রি 

22 2 /2 ০4 তে DO AME চর 

নর ৮৪৯১১ ০9 টি ১৮, (39১৩ : 
তিনি ছাড়া (তারা) যারা সৃষ্টিকরেছে আমাকেভাহলে রী 


সকল 


৮. অবশ্য যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্যে নে'আমতে পূর্ণ জান্নাত-সমূহ নির্দিষ্ট রয়েছে। 

৯. যেখানে তারা চিরকাল থাকবে । এ আল্লাহর পাক্কা ওয়াদা, আর তিনি মহাশক্তিশালী ও সুবিজ্ঞ। 

১০. তিনি আকাশমন্ডল সৃষ্টি করেছেন কোনরূপ স্তম্ভ ব্যতীতই, যা তোমরা দেখতে পাও। তিনি যমীনের বুকে 
পর্বতমালা শক্ত করে বসিয়ে দিয়েছেন, যেন তা তোমাদেরকে নিয়ে হেলে না যায়। তিনি সব রকমের জীব-জস্তু 
যমীনের বুকে বিস্তার করে দিয়েছেন, আসমান হতে পানি বর্ষণ করেছেন। এবং যমীনের বুকে রকমারী উত্তম 


জিনিসসমূহ উৎপাদন করেছেন। 
১১. এই হল আল্লাহর সৃষ্টি । এখন দেখাও দেখি, তিনি ছাড়া অন্যেরা কি জিনিস সৃষ্টি করেছে- 


sh 


0% 


সুরা লোকমান ৩১ ১৫৬ 
টু ই চি } 


a 
খে 


07775217527 14 2৯ 2 
হি কত ৩৩ £ও ৬ ০১০৮0 28 


দলোকমানকে আরা হি এবং পট রবি নর? 


2৫ রর 


৩2 ১ 


েভেরেভে ছে 


১05574৮৮৮41 


রর EE 114 % ১৮ ৫6 2 বানি 77 
৩ (৬ রব | 2৩/১০০৮ ৬৩) 
তার দুধছাড়ান এবং কষ্ট উপর কষ্টের তার মা তাকে (পেটে) 

(করে) বহনকরেছে (সোদচার ও হক বুঝার জন্যে) 

95৮ Fd পা ৮ HS এপ ১০ 
Ore! (41 ৮১৬১১) ৪ এ MA) ৬ (৬০৩ (2 

< (তোমাদের) আমারই তোমার মা-বাপেরও এবং আর্মার শোকরকর ঘেন দুবছরের মর্ধে 

প্রত্যাবর্তন (শুকর করে) 


আসল কথা হল, এই যালেম লোকেরা সৃস্পষ্ট গোমরাহীর মধ্যে নিমজ্জিত রয়েছে। 
রুকু-২ 

১২. আমরা লোকমানকে জ্ঞান-বুদ্ধি দান করেছিলাম এই উপদেশ দিয়ে যে, আল্লাহর শোকর আদায়কারী হও। 
যে কেউ আল্লাহর) শোকর করবে, তার শোকর তার নিজের জন্যেই কল্যাণকর। আর যে কুফরী করে- 
প্রকৃতপক্ষে আল্লাহ মুখাপেক্ষীহীন এবং স্বতঃই প্রশংসিত। 

১৩. স্বরণ কর, লোকমান যখন নিজের পুত্রকে উপদেশ দান করছিল , তখন সে বলল, “পুত্র! আল্লাহর সাথে 
কাউকে শরীক করো না। প্রকৃত কথা এই যে, শেরক অতি বড় যুলমের কাজ”। 

১৪. আরো সত্য কথা এই যে, আমরা মানুষকে তাদের পিতা-মাতার (হক বুঝার) জন্যে নিজ হতেই তাকিদ 
করেছি! তার মা দুর্বলতার উপর দুর্বলতা সহ্য করে তাকে নিজ পেটে বহন করেছে । আর দুটি বছর লেগেছে 
তাকে দুধ ছাড়াতে! (এ কারণেই আমরা তাকে নসীহত করেছি যে,) আমার শোকর কর এবং নিজের পিতা, 
মাতার শোকর আদায় কর । আমারই দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে । 
সু হু হুনুহৃ নু হব হেত 


03৮৮২৯৪৮7৮৮ প পিপল CL তপন Cr CEC 


০ 


০ 


টেম্প্ 
2 হও 


) 8222 ৩৬১, ও রি TCE TE SE ৫ 


মরে ০১৬৭ আজ লৈ তবে কোন 
না জ্ঞান 


=) 


564) ০৬ 8% ৯৭ নি 
নার দা (জর) পর্থ 


SEY ও 


১৫. কিন্তু তারা যদি আমার সাথে কাউকে শরীক করার জন্যে- যাকে তুমি জান নাও চাপ দেয়, তাহলে তাদের 
কথা কিছুতেই মানতে পারবে না। দুনিয়ার জীবনে তাদের সাথে ভাল ব্যবহার করতেই থাকো । কিন্তু অনুসরণ 
করবে সেই লোকের পথ যে আমার দিকে ফিরে আছে। পরে তোমাদের সকলকেই আমারই দিকে ফিরে আসতে 
হবে । তখন আমি তোমাদেরকে জানাব তোমরা কি রকম কাজ করতেছিলে। 

১৬. (আর লোকমান বলেছিল যে,) “হে পুত্র! কোন জিনিস রেণু-কণার মতোও যদি হয় এবং কোন প্রস্তর- 
খন্ডের মধ্যে কিংবা আকাশ মন্ডলে বা যমীনের কোথাও লুকিয়ে থাকে, আল্লাহ তাকেও বের করে আনবেন । 
তিনি তো সৃশ্ষ্দর্শী ও সর্ববিষয়ে অবহিত । 

১৭. পুত্র! নামায কায়েম কর, সৎকাজের আদেশ কর, 


সুরা লোকমান ৩১ ১৫৮ 


Pl 


ee ১১০ 


1 


2 


21 
যা (এ বিষয়ের) *  সবরকর এবং 
উপর 


2৬৮০৫৮৩2৮৮2 2 2 
ক ৯* চু ~ 
AS 3 ১৩১৯০৯ sr 2 


এবং কাজ্রসমূহের “ দৃঢ়সংকল্পের অর্ততুকত 


খারাব কাজ হতে নিষেধ কর । আর যে বিপদই আসুক 


না কেন, ধৈর্য ধারণ কর । এ কথাগুলো এমন, যে বিষয়ে খুব তাকিদ করা হয়েছে৪। 


১৮. লোকদের দিক হতে মুখ ফিরিয়ে কথা বলোনা, না যমীনের উপর অহংকার সহকারে চলাফেরা করবে। 
আল্লাহ কোন আত্ম-অহংকারী দান্তিক মানুষকে পছন্দ করেন না। 


১৯. নিজের চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন কর এবং নিজের কণ্ঠস্বর কিছুটা খাটো রাখ। সব আওয়াজের 
মধ্যে গাধার আওয়াজই হচ্ছে সব চেয়ে কর্কশ" 


8. দ্বিতীয় অর্থ এও হতে পারে যে- এ বড় সাহসের কাজ। 


* ১৩ ৯০ একটি আরবী বাগধারা, এর শাব্দিক অর্থ মুখ ফিরান, এটা কাউকে অবজ্ঞা করার অর্থে ব্যবহৃত হয়। 8 - 


সূরা লোকমান ৩১ ১৫৯ | পারা ২১ 


রুকু-৩ 
২০. তোমরা কি দেখ না, আল্লাহ যমীন ও আসমানের সমস্ত জিনিসই তোমাদের অধীন-নিয়ন্ত্রিত করে 
রেখেছেন৫ এবং নিজের প্রকাশ্য ও গোপন নে'আমত-সমূহ তোমাদের প্রতি সম্পূর্ণ করে দিয়েছেন? তা সত্ত্বেও 


অবস্থা এই যে, কিছুসংখ্যক লোক এমন আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে- কোনরূপ ইলম (জ্ঞান) বা 
হেদায়াত (পথ-নির্দেশ) ও কোন আলোপ্রদর্শনকারী কিতাব ছাড়াই । 


৫. কোন জিনিসকে কারুর জন্য নিয়ন্ত্রিত করা দুই রকম হতে পারে। প্রথম- জিনিসটিকে তার অধীনস্ত করে 
দেওয়া ও তাকে ক্ষমতা দেওয়া যেন সে যেভাবে চায় নিজের ইচ্ছামত জিনিসটিকে কাজে লাগাতে ও 
ব্যবহার করতে পারে। দ্বিতীয়- জিনিসটিকে এরূপ নিয়মের অনুবর্তাঁ করে দেয়া যার ফলে তা সেই 
ব্যক্তির জন্য উপকারী ও লাভদায়ক হয়ে দাড়ায় এবং তার স্বার্থের সেবা করতে থাকে । যমীন ও 
আসমানের সমস্ত জিনিসকে আল্লাহতা'আলা মানুষের জন্যে মাত্র এক অর্থে নিয়ন্ত্রিত করেননি । বরং 
কতক জিনিস প্রথম অর্থে আমাদের জন্যে নিয়ন্ত্রিত এবং চাদ , সূর্য, প্রভৃতি আমাদের জন্য দ্বিতীয় অর্থে 
নিয়ন্ত্রিত। 


7 চ। - 0.4, 8.0m. 0a. ge. de. গা ভা রা, জা রে জা, হে জা হা, জে) জা) হা) হা) 


Lv Lol, ad 223 AAA Ll ? ১4 
৫2 ৮৮ BAG SLL) IH ৬৮৯ | 
হাতলকে সেশক্ত করে ধরেছে তবে সৎকর্মপরায়ণ | 
রিতা 2৪ (অর্থাৎ আশ্রয়কে) নিশ্চয়ই হব 
রাহ ১৮ / 292 ৫৮৯৫৮ র্‌ 
১০ HOA 2 5 ocx ASC 421 
তোমাকে চিন্তিত করে অতঃপর কুফরী যে এবং সব ব্যাপারের পরিণাম আল্লাহরই পূ 


288৬৫ 
® 


«224 


2৮০ 


২১. আর যখন তাদেরকে বলা হয় যে, অনুসরণ করে চল সেই জিনিসের যা আল্লাহ নাযিল করেছেন, তখন 
তারা বলে আমরা তো মেনে চলব সেই জিনিস যার উপর আমাদের বাপদাদাদের আমরা পেয়েছি। তারা কি 
সেই জিনিসেরই অনুসরণ করবে, শয়তান তাদেরকে জলন্ত আগুনের দিকে ডাকলেও? 

২২. যে ব্যক্তি নিজেকে নিজে আল্লাহর নিকট সোপর্দ করে দেয় এবং কার্যত সৎকর্মশীল হয় সে বাস্তবিকই 
ভরসার যোগ্য একটি আশ্রয় শক্ত করে ধরল। আর সব ব্যাপারেই চূড়ান্ত ফয়সালা আল্লাহরই হাতে নিবন্ধ । 
২৩. অতঃপর যে কুফরী করে তার কুফরী যেন তোমাকে চিন্তান্বিত না করে। তাদেরকে তো আমাদের নিকটই 
ফিরে আসতে হবে । তখন আমরা তাদেরকে বলে দেব তারা কি সব করে এসেছে! নিঃসন্দেহে আল্লাহ অন্তরে | 
লুক্কায়িত গোপন তত্ত্ব পর্যন্ত জানেন। নর ্‌ 
অই ইস ক ইহ CRRRUNCH NC NCR DN DD RD DR nS RC RRO 


) 

te 1, . রি রি 22 ১৮৫4 তা 
5 | (3 ও এ) © Ow » 2) ES 
৮ আকাশমভডলীর মধ্যে যাকিছু আল্লাহরই তারা জানে মা তাদের অধিকাংশ কিন্তু 


ররর 


সরা 


[| 
w টি ॥ রি 
BAU ৩৭৮৬ 
B bd 
t আল্লাহর কথাগুলো শেষহবে (তবুও) ৪ সমু সাত তার পরেও 
ঠ্ (লেখা) না (এবং রবের, কথা লেখা হয়) 


২৪. আমরা কিছুকাল তাদেরকে দুনিয়ার মজা লুটবার সুযোগ দিচ্ছি। পরে তাদেরকে অসহায় করে এক কঠিন 
আযাবের দিকে টেনে নিয়ে যাব। 

২৫. তোমরা যদি তাদের নিকট জিজ্ঞাসা কর, যমীন ও আসমান-সমৃহ কে সৃষ্টি করেছেন? তবে তারা অবশ্যই 
বলবে যে, আল্লাহ! বল, সব প্রশংসা আল্লাহরই জন্যে । কিন্তু এদের অনেক লোকই জানেনা । 

২৬. আসমান-সমূহে ও যমীনে যাকিছু রয়েছে, তা সব আল্লাহরই ৷ নিঃসন্দেহে আল্লাহ মুখাপেক্ষীহীন এবং নিজে 


[গস 


[সস 


HC 


এ 
র্‌ নিজেই প্রংশসিত। 
২৭. যমীনে যত গাছ আছে, তা সবই যদি কলম হয়ে যায় এবং সমূদ্র (দোয়াত হত)-তাকে আরো সাতটি 
£8 সমুদ্র কালি সরবরাহ করত, তাহলেও আল্লাহর কথাগুলি (লেখা) শেষ হবে না 
টু ৬. এ বিষয় কিঞ্চিৎ ভিন ভাষায় সূরা কাহাফের ১০৯ আয়াতে উল্লেখিত হয়েছে। এর উদ্দেশ্যে এই ধারণা te 


এক 
সপ 


দেওয়া -যে আল্লাহ এতবড় বিশ্বকে অস্তিত্বে এনেছেন তার শক্তি-মহিমার কোন সীমা নেই। তার 


ko 

Rt Y t 
৫ কেমন করে অংশীদার হতে পারে? ze 
১১১১১১১০২১১ 


সূরা লোকমান ৩১ ১৬২ পারা ২১ 
2:85655255655775055-55-55-555-65750-65-75-55-555226-555765--82-5545556-2-6 ১৯৯৭১৯২ 


€ 
৫ 2 ৮ ৩৮ ৫৪ ১74 / 92 7৮ 
৮) ০৫০ 2৮৬ ৩৪৯৪ ০5) 
এবাতীত তোমাদেরপুনরুখান লা আর তোমাদের সৃষ্টি নয় প্রজ্ঞাময় পরাক্রমশালী 
95 ৮৫৫১ ৮৮৯ 


৫ 14 


চা ae 


সন 


সহ 


পপ পপি us Dey SG SG) 


DD OD OOD. 


সব দেখেন সব শুনেন আল্লাহ নিশ্চয়ই একটিমাত্র 


2৪ & 
দিনের নহ 


এড AD ABO BAAD 


3, 


(Ce SC BC SC 


ELAS A 


এ 


29, 


শু 
তোমরা করছ 


Sele SC te সস 


) 


তাঁকে ছাড়া তারা ডাকছে যাকে (এও) 
যে 


2১5১ ৩৪ 05৮৩৫ ও 


টে. 


Sy Bes Sls Ss Sats dats da 


Js SC Bl 


নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত ও সুবিজ্ঞানী। | 

২৮. তোমাদের সব মানুযকে পয়দা করা এবং পুনরায় জীবস্ত করে তোলা তো ঠিক (তাঁর পক্ষে) তেমনই যেমন 
একটি প্রাণীকে (পয়দা ও পুনরুজ্জীবিত করা) প্রকৃত কথা এই যে, আল্লাহ সবকিছু শুনেন ও দেখেন। 

২৯. তোমরা কি দেখ না, আল্লাহ রাতকে দিনের মধ্যে দাখিল করে নিয়ে আসেন এবং দিনকে রাতের মধ্যে ॥ 
তিনি সূর্য ও চন্্কে নিয়ন্ত্রিত করে রেখেছেন। সবকিছুই এক নির্দিষ্ট সময় পর্যন্ত চলছে৭। আর (তোমরা কি 
জান না যে,) তোমরা যা কিছু কর, আল্লাহ সে বিষয়ে বুবই অবহিত । 

৩০. এ সবকিছু এজন্যে যে, আল্লাহই হলেন হক। আর তাঁকে বাদ দিয়ে অন্য যে সব জিনিসকে তারা ডাকে, 
সবই বাতিল 


CC dit Site SoG Sats aC, acs ac. Sats Sts Sus Saat BC SC PS 


৭. অর্থাৎ প্রত্যেক জিনিসের জন্যে যে জীবন-কাল নির্দিষ্ট করে দেয়া, সেই সময় পর্যন্ত তা চলছে। কোন 
জিনিসই না অনাদি লা চিরস্থায়ী । 


Sy Ste SC Salo Dats SCs সস 


LD) 
2 


12 


৮ CU CT EV UN EN CR AE HE ER 


588৯ SR SRR SR SR ASR RRR ERROR OR ROR nn Rod 


না লোকমান ৩১ ১৬৩ পারা ২১ 


Sas nC ls ot Sat J 


EE OSS TOE SOE TCDD 


টিতে 


BG SoG BC Sn CS 


9 কর শেরে ১9 22 হিরা 
৮৩০৪০ পপ ১৩13 পি CS sol 

(কেউ কেউ) মধ্যম তখন স্থলের দিকে তাদেরকেতিনিই অতঃপর আনুগত্াকে ভারজন্যে | 

নীতি গ্রহণ করে তাদের মধো- উদ্ধারকরেন যখন tb 

EX পর তকে £2 রে গার ১৮ পারা LAA ee 

০১৯৮ ১৩ EIGN LALO 

অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক  প্রতোক এবাতীত আমাদেরনিদর্পন  অস্বীকারকরে না এবং | 

2220 লো [ক্ৰ (আৰু কে 2) OE 

এবং (এ কারণে যে,) আল্লাহই উচ্চ, মহান ও শ্রেষ্ঠতর। e 

রুকু-৪ টু 

৩১. তুমি কি দেখ না যে, সমুদ্রে জলযান আল্লাহর অনুগ্রহে চলছে, যেন তিনি তোমাদেরকে তার কিছু নিদর্শন ee 

দেখিয়ে দেন। আসলে এতে বহু সংখ্যক নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে সবরকারী ও | 

ie 

শোকরকারী ৷ et 

৩২. আর (নদী-সমুদ্রে) যখন চন্ত্রাতপের মতো কোন ঢেউ তাদেরকে ঢেকে ফেলে তখন তারা আল্লাহকে ডাকে | 

৫ 


নিজেদের আনুগত্যকে সম্পূর্ণরূপে কেবল তার জন্যে বিশুদ্ধ করে দিয়ে । পরে যখন তিনি তাদেরকে বাচিয়ে, 
কুলের দিকে পৌছে দেন তখন তাদের মধ্যে কেউ মধ্য-নীতি গ্রহণ করে বসে৮। আর আমাদের নিদর্শনাদি 
অস্বীকার করে কেবল প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞ ব্যক্তি । 


৮. এর দুই প্রকার অর্থ হতে পারে। এর অর্থ যদি সত্য পরায়নতা গ্রহণ করা হয় তবে এর অর্থ হবে- তাদের 
মধ্যে কেউ কেউ সে সময় অতিক্রান্ত হওয়ার পরও তৌহিদের উপর কায়েম থাকে ৷ এবং যদি এর অর্থ 
মধ্যমভাব' ও “ভারসাম্য গ্রহণ করা হয় তবে এর অর্থ হবে; কতক লোক নিজেদের শেরক ও নাস্তিকতার 
বিশ্বাস-ধারণায় পূর্ববত দৃঢ় থাকে না। অথবা কতক লোকদের মধ্যে সেই অবস্থায় সৃষ্ট এখলাসের 
প্রকৃতির মধ্যে শিথিলতা আসে । 


8১১০২৪৭০১২১০৪৯১০৪৭২৭১২৬১২৫০৪৭১২৪৯০০৪৭৪০১৭৩৭৪২১০৪১৪৩১২৪১১৭০১১১০৪৭৪১১২৭১১৭১৯৪১১৭১১৭২০০১১২ 


১২২২৭ ২২২ হহরহ হত 
হু 
2 22255 পর্ণ ৮১৮৩১ পা 1 শু 
5 ৯৯ ১ 49৯ ৰ রা রণ ০ £4 তি 
১ 0 ৮৮ ORS Gal 2১ 2018 ঠা 
জলযান থে দেখ লাই কি শ্রেষ্ট সমুমত তিনিই আন্নাহ (এও সত্য) এবং ee 
সুমহান য়ে te 
ডি 1 ৩৬ রি ৪ নু ১ 22 . 23 32 te 
৮ 32 600 BM 5299 ১৯ 3 CHK 
রণ | PAA রত রা টি os + 
তারনিদর্শনযবলী কিছু তোমাদেরদেখীন যেন আল্লাহর অনুগ্রহে সমূন্রের মধো চলে 
2) BAA I w 
চি 5 নি 2 Pw 1 Ld A 1 4 ঘি 
রো পা 
যখন এবং কৃতজ্ঞের ধৈর্যশ্ীলের জন্যে অবশাই এর মঘ্ে নিশ্চয়ই 
প্রত্যেক নিদৰ্শনাবলী (আছে) ke 
চর ০ রে ৮ পা ASS 0G 
ৰ | ৰ 95৫ ০০৪ ৫2 
বিশ্বদ্ধ করে আল্লাহকে  তারাডাকে চত্ত্রাতপের মত ঢেউ তাদের ঢেকে e 
ফেলে te 


১৮৫ 


এ 


ক 
(a) 


১) 


গু 


৯(০0- 


সং 


Je Sas Sar he Sal 
৬৬: 
5২ 
৬ 
ক্ৰ 

i) 
[এ 
১৬ 
৫৩ 
ভি 
রি 


সস 
ৰ 
গর 


[) 

Bt BEANS ? ১৪ 2৮ Ar AL SAG 7» 
132 525 ১১৮০ ৯ ৩58৬৯ ৩ ৬৯ 22 
নু বদলা দাতা সে : 

t হবে 


চে শগস্জস্গসত 
রি 
্ 
টং 
* 
£\ 
ঠা 


হর 
Et 
প্র 


টে 
ডি 
২ 
উর 
রর 
a 


a 
E 


9. 


পর 2 & রি 
৯১) ৬ ৩১৬৩! ৩১৫ 
দুনিয়ার 


BAB TBAB ABB ABA হি ৩ 


করেন. (আছে) (এমন সত্বা) 


SC Ie Sy RC, HC. Sn: SiC. DC bs te 
nN 
৩ 
ot 
LS 
৬ \ 
শে 
বু ্ 
চে 
{ £E\ tN 
ফী 
aA 


GC Se) 


al ECG 92 2 রে. এ ৫7527 ৮ পা LALA 
নর 75 0৬৩ ৬ ৮০৩১৯) এ, 


IBY, 
১০ 


05০) 


১৫ 
. Co হু 
চর 
০ 
২০৪ 
রি 
টি 
es 
৮৯৬ 
৬ 
A 
ও 
রঃ 
€২ 
৬ \ 
১ 
হী 
৯৯ 
১ 
৯ 
চিএ] 


নি 


৩৩. হে লোকেরা! তোমাদের রবের গযব হতে দূরে সরে থাকে৷ এবং ভয় কর সেই দিনটিকে, যখন কোন পিতা 
তার সন্তানের তরফ হতে বদলা দিবেনা, না কোন পুত্র-সন্তানই কোনরূপ বদলাদাতা হবে তার পিতার তরফ 
হতে। বান্তবিকই আল্লাহর ওয়াদা সাচ্চা৯। অতএব এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, 
না কোন ধোঁকাবাজ তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকা দিতে পারে। 

৩৪. নিশ্চয়ই সে সময় অর্থাৎ কিয়ামতের জ্ঞান আল্লাহরই নিকট রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন, তিনিই 
জানেন মা'দের গর্ভে কি লালিত হচ্ছে। কোন প্রাণীই জানেনা আগামী কাল সে কি কামাই করবে, না কেউ 
_ জানে যে, তার মৃত্যু হবে কোন যমীনে ৷ আল্লাহই সবকিছু জানেন, সব বিষয়েই ওয়াকিফহাল। 

ও] ৯. অর্থাৎ কিয়ামতের প্রতিশ্রতি। + অর্থাৎ মানুষ বা জ্বিন শয়তানের যে কেউ । 

RC SR Se Sn tS হত 


ক, 


তে 


৪5485588258 


১৪১৫৯4০৫০৫৭ GC 


টস 


সূরা আস-সাজদাহ ৩২ ১৬৫ পারা ২১ 
£ত752525585555555525-85555559-55557555-85555525555-5-2757-757555-5-857-5-575-5-852-6----৯--৩5-55251-65--6০৯-৮-০ 


সর 


GSC Su Sols 
(POG 


SG SC SG BC nc fC 


9.00! 


নামকরণ 


১৫ নম্বর আয়াতে 'সাজদা' সম্পর্কে যে কথা বলা হয়েছে, তাকেই সূরার নামরূপে নির্দিষ্ট করা হয়েছে। 


Sao SC SCs ae a 


2 


বর্ণনাভঙ্গী হতে প্রতীয়মান হয়, মক্কী-জীবনের মাঝামাঝি সময়- এবং সেই মাঝামাঝি সময়েরও প্রাথমিক 
কালে- এ সূরা নাযিল হয়েছিল। কেননা এ সূরাটির পটভূমিতে অত্যাচার, যুলম ও নির্যাতনের তীব্রতা ও 
{| কঠোরতা দেখা যায় না- এর পরবর্তী সূরা গুলির পটভূমিতে যেমন দেখা যায় । 


ত 

'ট আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 

ধ| সূরাটির বিষয়স্তু হল তওহীদ, পরকাল ও রেসালাত সম্পর্কে লোকদের মনে যে সন্দেহ-সংশয় ছিল তা দূর করা 
শব] এবং এ তিনটি মহাসত্যের প্রতি ঈমান আনার দাওআ'ত দেয়া। মক্কার কাফেররা নবী করীম (সঃ) সম্পর্কে 
পরস্পর চর্চা করতো- বলাবলি করতো, এ ব্যক্তিতো বড়ই আশ্চর্যজনক কথাবার্তা রচনা করে প্রচার করছে, 
পু] কখনো মৃত্যুর পরের সময়ের. খবরা-খবর দিচ্ছে, আর বলছে- মাটির সঙ্গে মিলেমিশে যাওয়ার পরও 


তোমাদেরকে পুনরুখিত ও পুনরুজ্জীবিত করা হবে, হিসাব-নিকাশ হবে ,জান্নাত-জাহান্রাম হবে ৷ কখনো বলে, 
£| এ দেব-দেবী ও বুজর্গ লোক বলতে কিছুই নেই- কেবল এক আল্লাহই আছেন, তিনি একাই মাবুদ । আবার 


CSC Bl fle) 


[x টি 

৫]. কখনো বলে, আমি আল্লাহর রসূল, আসমান হতে আমার প্রতি অহী নাযিল হয়। আর এই যে কালাম আমি 
রর তোমাদেরকে শুনাচ্ছি, এ আমার কথা নয় -এ সব আল্লাহর কালাম। এ ব্যক্তি যে সব কথা আমাদেরকে শুনাচ্ছে, 
| এতো বড়ই অশ্চর্যজনক কিসসা-কাহিনী পর্যায়ের কথাবার্তা! -এ সব কাথার জবাব দেয়া হয়েছে এই সূরায় 
তব] এবং এই এর মূল বক্তব্য। 

nt 

রি এর জবাবে কাফেরদের বলা হয়েছে যে, এ কোন সন্দেহ-সংশয় ছাড়াই আল্লাহর কালাম এবং নবুয়্যতের কল্যাণ 


হতে বঞ্চিত ও গাফিলতিতে নিমজ্জিত একটি জাতিকে জাগ্রত ও সচেতন করার উদ্দেশ্যে নাযিল করা হয়েছে। 
একে তোমরা “মনগড়া' বল কেমন করে, যখন তা আল্লাহর নিকট হতে নাযিল হবার ব্যাপারটি সর্বতোভাবে 


20 


৫ 


সস সিন নত সাত সর ররর ব্রার দর দন সর চন সব সে সস দর গন সর স্হগপপ্রসনগবেসর রগ 


3 স্পষ্ট? 

[-) 

পরে তাদেরকে বলা হয়েছে, এ কুরআন তোমাদের নিকট যেসব মহাসত্যসমূহ পেশ করে, একটু বুদ্ধিসুদ্ধি খরচ 
ta করে চিন্তা করে দেখ, তাতে আশ্চর্যের জিনিস কি আছে? আসমান ও যমীনের ব্যবস্থাপনাটাই দেখ না! 

রর 


তোমাদের নিজেদের জন্ম ও দেহ সংগঠনটাই লক্ষ্য করে দেখ না! তা কি এই নবীর মুখে প্রচারিত কুরআনের 
শিক্ষার সত্যতা অকাট্যতাবে প্রমাণ করে না? এ বিশ্ব-প্রকৃতির ব্যবস্থা হতে তওহীদ প্রমাণিত হয়, না শিরক্‌? 
আর এই সমগ্র ব্যবস্থা দেখেও নিজেদের জন্মের ব্যাপারটি চোখের সামনে রেখে তোমাদের বিবেক-বৃদ্ধি কি এই 
সাক্ষ্যই দেয় যে, যিনি এখন তোমাদেরকে পয়দা করেছেন, তিনি আবার তোমাদেরকে পয়দা করতে পারবেন না? 


৯১৯১৯৯১৯252, 


সস 
ORCC 


SS dl SG 


A) 
সিসি 


সূরা আস-সাজদাহ ৩২ ১৬৬ পারা ২১ 
টস সহ 

শট এর পর পরকালের একটি চিত্র অঙ্কন করা হয়েছে এবং ঈমানের সুফল ও কুফরের পরিনাম বর্ণনা করে উৎসাহ 
দেয়া হয়েছে যে, লোকেরা যেন খারাব পরিণতি সামনে আসার পূর্বেই কুফরী ত্যাগ করে এবং কুরআনের এ 
শিক্ষাকে করুল করে নেয়, যা মেনে নিদেং”*দের নিজেদের পরিণামই ভাল হবে। 


অতঃপর তাদেরকে বলা হয়েছে, আল্লাহতা'আলা মানুষের অপরাধের ব্যাপারে সহসা ও চুড়ান্ত আযাব দিয়ে 
তাকে পাকড়াও করেন না বরং তার পূর্বে ছোট ছোট কষ্ট ও বিপদ মুসীবত, ক্ষতি ও দুঃখ মানুষের উপর এনে 
দেন, খুব হালকা মত আঘাত দিতে থাকেন যাতে মানুষ সাবধান হয়ে যেতে পারে এবং তার চোখ খুলে যায়। 
এ আল্লাহতা*আলার একটি অতি বড় নেআ'মত ৷ বস্তুতঃ মানুষ যদি এ প্রাথমিক ঘা খেয়েই সতর্ক হয়ে যায়, 
তবে তা তাদের নিজেদের জন্যই কল্যাণ কর হবে। 


এর পর বলা হয়েছে, এক ব্যক্তির প্রতি আল্লাহর নিকট হতে কিতাব নাযিল হওয়ার ব্যাপারটি এ দুনিয়ায় কোন 
নতুন ও অভিনব ঘটনা নয়। এর পূর্বে হযরত মূসা (আঃ)-এর প্রতিও তো আল্লাহর কিতাব নাযিল হয়েছিল, সে 
কথা তোমরা হ.কলেই জান । আর এ ব্যাপারটাই বা এমন কি, যে জন্যে তোমরা সকলে কান খাড়া করে বসেছ! 
এ কথা নিশ্চয়ই জেনো এ কিতাব আল্লাহর তরফ হতেই এসেছে । এখনও ঠিক সে সব ঘটানাই ঘটবে, যা তখন 
ঘটেছিল। এখন যারা আল্লাহর এ কিতাবকে মেনে নেবে, নেতৃত্ব ও কর্তৃত্ব কেবল তারাই লাভ করবে । আর 
তাকে যারা অমান্য করবে, ব্যর্থতা ও অসাফল্য তাদের ভাগ্যলপি হয়েই আছে। 


কস্ট 


এ 


সত 


02920 


SSS, 


la aDB, 


রগ 


মক্কার কাফেরদেরকে এ সূরায় বলা হয়েছে যে, তোমরা তোমাদের ব্যবসায় উপলক্ষে বিদেশ সফরকালে 
পুরাতন ধ্বংস-প্রান্ত যে সব জাতির জনপদ দেখতে পাও, তাদের এ পরিণতির কথা তোমাদের অবশ্যই চিন্তা 
করবে। তোমরা কি তোমাদের নিজেদের জন্য সে রকম পরিণতিই পছন্দ কর? কেবল বাইরের অবস্থা দেখে 
তোমারা ধোকায় পড়ে যেও না। এখন তোমরা দেখছ, হযরত মুহাম্মদ (সঃ)-এর রুথা কতিপয় ছেলে-ছোকরা, 
গোলাম-ক্রীতদাস ও গরিব-নিস্ব ধরনের লোক ছাড়া আর কেউই শুনছে না, গ্রহণ করছে না; আর চারিদিক 
হতে তার ওপর কেবল গালাগালি, ভ€সনা. বিদ্রুপ ও ঠাট্টা ব্যাঙ্গোক্তিরই বৃষ্টি বর্ষিত হচ্ছে। এ দেখে তোমরা 
মনে করে বসেছ, হযরত মুহাম্মদ (সঃ) এর কথা বুঝি চলবে না- বা কয়েকদিন চলে শেষ হয়ে ঠান্ডা হয়ে 
যাবে। কিন্তু আসলে এ তোমাদের দৃষ্টিভরম ও অমূলক ধারণা ছাড়া আর কিছুই নয়। তোমাদের নিজেদের 
দিনরাতের অভিজ্ঞতা কি এই নয় যে, এখন হয়তো কোন যমীন শস্য ও গাছ-পালা শুণ্য হয়ে পড়ে আছে, তার 
গর্ভে য়ে উর্বরতা ও উৎপাদন ক্ষমতা লুকিয়ে আছে, তা বাহ্যত আদৌ মনে হয় না। কিন্তু একবার বৃষ্টি বর্ষিত 
হলেই তা এমন ভাবে ফুলে ওঠে যে, তার ওপরে উর্বরতার অপূর্ব সমারোহ জেগে উঠতে শুরু করে। 


এজ, 
ACC 


সস 


মে 


CG) 


টি 


গা 


তি দিও 


শেষ দিকে নবী করীম. (সঃ)-কে লক্ষ্য করে বলা হয়েছে যে, এ লোকেরা তোমার কথাবার্তা শুনে ঠাট্টা ও বিদ্রুপ 
করে, জিজ্ঞাসা করে, “জনাব, সেই চূড়ান্ত বিজয়ট! আপনি কবে. লাভ করবেন, তারিখটাই একটু বলুন না?” 
তাদেরকে বল, “তোমাদের ও আমাদের চূড়ান্ত ফয়সালার দিন যখন এসে পড়বে, তখন ঈমান আনায় কোন 
ফায়দা হবে না। মেনে নেবার হলে এখনি মেনে নাও । আর যদি চূড়ান্ত ফয়সালারই অপেক্ষা করতে হয়, তা 
হলে বসে বসে অপেক্ষা কর ।” 


Se 0 SC bl SC SG 0 Se SS 


fee SC) 


Sn us OC, Sn fr 


লিল 


ৃ 
fs 


BEL AI 014625 
০ sul ৪১০০ (7 
মন্ধী আস সাজ্দাহ সূরা (৩২) 


০৪২৯/৩৮৯$1৮৯ 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


তে 
র্‌ 
রর 
রর 
টু 
ঃ 


০ 


SC Sats ce OC Sats Dc ac 


সিন 
রি ্ 


গা 
শিল্ড গে 


Sd CCS 
পন 


LY 
GN) 


রুকু-১ 

১. আলিফ লাঃম-মীম। 

২. এই কিতাব নিঃসন্দেহে রব্বুল আ'লামীনের তরফ হতেই নাযিল হয়েছে। 

৩. এই লোকেরা কি বলে যে, এ ব্যক্তি তা নিজেই রচনা করে নিয়েছে? না, এ তোমার রবের তরফ হতে প্রকৃত 
সত্য যেন তুমি এমন একটি জাতিকে সতর্ক করতে পার, যার নিকট তোমার পূর্বে অপর কোন সতর্ককারী 
আসেনি; সম্ভবত তারা হেদায়াত লাভ করতে পারবে! 

8. তিনি আল্লাহই; যিনি আকাশমন্ডলী ও যমীন এবং এই দুয়ের মধ্যে যত জিনিসই আছে, ছয় দিনের মধ্যে 
পয়দা করেছেন এবং তার পর আরশের উপর আসীন হয়েছেন। 


CMS) 
CES 


BAD, 
নি 


(0050 


cs dacs See DG Dd 
ডে] 224 


সস 
গে 


৫ প্রি 


সূরা আস-সাজদাহ "৩২ ১৬৮ পারা ২১ 


সস 


Ot Se SoC Ste SC SC SG 


Ss Sf, Se hs Se Sa’ 


১৮৫০ 


Jato lo Onto SC nC, Sac fe Sal, ats on 


G Ju nC Sas Sa 


le) 


SG Bo SG SC OC Ste DC Cs Bee Sts Sats 


aC BC Sn) 


তিনি ছাড়া তোমাদের না কেউ সাহায্যকারী ও সমর্থক আছে, আর না আছে কেউ তার নিকট সুপারিশকারী। 
তবুও কি তোমাদের হুশ হবে না? 


৫. তিনিই আসমান হতে যমীন পর্যস্ত সব কাজ-কর্মের ব্যবস্থাপনা করেন এবং এই ব্যবস্থাপনার বিবরণ উর্দ্ধে 
তার সমীপে এমন একদিনে উপস্থিত হয় যার পরিমাণ তোমাদের গণনায় এক হাজার বছর১। 

৬. তিনিই সব গোপন ও প্রকাশ্য বিষয় জানেন । তিনিই প্রবল পরাক্রান্ত ও অতীব দয়াবান। 

৭. তিনি যা কিছুই বানিয়েছেন তা খুবই সুন্দর করে বানিয়েছেন। তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি 
হতে। 


Dace Sole Sat, SC 


SoG Sue Se by Sd 


ও 
পু ৃ 
্‌ 


রি 
৫ 
€ 
এ 
ও 


(08220 


১. অর্থাৎ তোমাদের কাছে যা হাজার বছরের ইতিহাস, আল্লাহতা*আলার কাছে তা যেন এক দিনের কাজ- যার 
স্কীম আজ ভাগ্য ও নিয়তির কর্মচারীদের কাছে সোপর্দ করা হলে কাল তার কার্য-বিবরণী তারা 
(ফেরেশতারা) তার (আল্লাহর) সমীপে পেশ করেন, যেন দ্বিতীয় দিনের (অর্থাৎ তোমাদের হিসাব মতে এক 
হাজার বছরের) কাজ তাদের সোপর্দ করা যায় । 


CR RE A 


RR ROR RCO NR DR RRR RRR OR OR SR RSE RRR 


( als Soto Salo te BC 
(BC 


Slo Ss SoS 
[গস 


fh 
ন্ট 


Kon CR RRC RHR RRR SRR SRR HR ORR 


i 


Cs SC fats aC Sats 


2 


2% 2 5) 
NEEL 2 2৩ 
তার ক্ষৃহ থেকে তার মধ্যে ফুকে, 
দিয়েছেন 
তাও তা 


রে 22 
৩ শে 59395 ES 5 pes 


যা 


C ae aC Sr 


CoC Sat false Sate Sl Sa BC 


স্বীকার কর 


/ 2 ৫ 2৫ 
LY Ss ০৪ 


Ce 


Pd 


৫ 


IB, 
স্ব 


Sale SoC SoG ds Se dole bel el fold 


AFA 
লতুন 


[| 
১ ভু Hdd 
৬৬ 


2 52 


2 wl a | রর ১ 2 রা 
৪5 ESE - 2 ৬৩ 


A287 39 
9 


(১ ৩৮১ 


COE SC Sd Se SoG nc nC ble dng Sot, nC 


৮, পরে তার বংশধারা এমন এক বস্তু হতে চালু করেছেন যা নিকৃষ্ট পানির মতই । 

৯. পরে তার নাক-কান ঠিক-ঠাক করে দিয়েছেন এবং তাতে তার রূহ ফুকে দিয়েছেন। আর তিনি 
তোমাদেরকে জ্ঞান দিয়েছেন, চক্ষু দিয়েছেন ও দিল দিয়েছেন। তোমরা খুব কমই শোকর গুজার হয়ে থাকো । 
১০.আর এই লোকেরা বলে, “আমরা যখন মাটিতে মিলে মিশে নিঃশেষ হয়ে যাব, তখন কি আমাদেরকে 
পুনরায় নতুন করে পয়দা করা হবে?" আসল কথা হল, এই লোকেরা তাদের রবের সাথে সাক্ষাত হওয়াটাই 
অবিশ্বাসী । 

১১. তাদেরকে বল,“ মৃত্যুর যে ফেরেশতাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে, সে তোমাদেরকে পুরাপুরি 
নিজের মুঠির মধ্যে ধারণ করে নিবে। পরে তোমাদেরকে তোমাদের রবের দিকে ফিরিয়ে আনা হবে” 


টে, 


হত 


সে 


2 


সুচি 


2) 


CG 


টং (2 চনে | w 
33 Ul EC শা ও 
হু ও আমরা দেখেছি (বলবে)হে তাদেররবের কাছে 
£8 পতি পা ১৯৬৯১ রা | 
ত = রে রি 
্ 56052 (৮ ৬৮ 8 এ 


পে 


যদি এবং দৃঢ়বিশ্বাসী নিশ্চয়ই. নেকীর আমরা আমাদের এখন 


ৰ 4 5 ৫8৫ রিও 
§ 556 ৬৬৪ 96 B ও ও 


ক 
aD 


Cg’ Le) 


১ Pd 
রি ব্যক্তিকে অবশ্যই 
টু ৮ কিন্ত তার হেদায়াত আমরাদিতাম চাইতাম 


সস 


স্টক Ss SS 


ban. 


BB DOP BAD 
CG) 


La 


Lod 


0০৮০৪ 


এ চস 


পে 


00 


টি 


টে 


Lat, 


3 


টস 


-২ 

জিত রাব্বী উরি একার রিট 
তারা বলতে থাকবে), “হে আমাদের রব! আমারা খুব ভালকরে দেখে-শুনে নিয়েছি, এখন আমাদেরকে ফেরত 
পাঠিয়ে দাও। যেন আমরা সৎকাজ করতে পারি । এখন আমাদের মনে নিঃসন্দেহ বিশ্বাস জন্মেছে” । 

১৩. (জবাবে বলা হবে) “আমরা চাইলে পূর্বেই প্রত্যেক প্রাণীকে এর হেদায়াত দান করতাম। কিন্তু আমার সেই 
কথা পূর্ণ হয়ে গেছে যা আমি বলেছিলাম যে, আমি জ্বিন ও মানুষ দিয়ে জাহান্নাম ভরে দিব। 

১৪. অতএব এখন তোমরা তোমাদের এই কাজের স্বাদ গ্রহণ কর যে, তোমরা এই দিনের সাক্ষাত তুলে |! 
গিয়েছিলে। আমরাও এখন তোমাদেরকে ভূলে গিয়েছি। চিরকালীন আযাবের স্বাদ গ্রহণ কর নিজেদের | 
Xe কৃতকর্মের বিনিময়ে" । | £ 
2 দহ হুজি 


Jace Sats ats SG) 


SG) 


এড, 


৮০০০০০০০৪০০ 


টে, 


Ss SC 


০১৫ 


Sao Sa Sas JC 


৯ রর রি হিট ৰে CAA ER / 
:8 না তারা এবং তাদেররবের . প্রশংসাসহ তসবীহকরে ও সিজদায় লুটেপড়ে ভিন 
এ 
পূ পু পাশ রণ 223229225 2 15 পা URE 555 2 2 
SE Ff BLL BES BOIL 
হট]  শয্যাগুলো থেকে তাদের পিঠগুলো আলাদা থাকে _ অহংকারকরে 


Bf 


DCB, 


a hs 


a) 


পা 23? 23 3312/7 2 
SEE See ৫ রে ৫ পরচর্ত রটে 252 ৮৫ 2 2 
0৩৯২ ৮8৩১) CL 575 505528025৩৫ 
ও রি 


তারা খরচকরে তাদেরকে আমরা, তা হতে এবং আশা(সহ) 
রিযকদিয়েছি যা 


শিস 


Sale St Sd SC SC 


Oe SS Sac nC Sat 


Sats St Sule Sac Sac Se. Saf, Sats Se 


এ 


চন 
ং 
N 
টা NN ই 
সস স সরস দস সংগা সা পসেগগেলোহাগেসেেগেতেগেরাগে 


Sats Sas Su Re Me) 


টি 


১৫. আমাদের আয়াত-সমূহের প্রতি তো সেই লোকেরা ঈমান আনে যাদেরকে এই আয়াত শুনিয়ে নসীহত করা 


2a) 

8 হয়; “তারা সিজদা অবনত হয় ও নিজেদের রবের হামদ সহকারে তার তসবীহ করে এবং অহংকার করে না।” [রং 
EB 

£8| (সিজদা) 

‘0 ১৬. তাদের পিঠ বিছানা হতে আলাদা হয়ে থাকে, নিজেদের রবকে ডাকে ভয় ও আশা সহকারে। আর যা কিছু 

£| রেযেক আমরা তাদেরকে দিয়েছি, তা হতে খরচ করতে থাকে। - 


১৭. তা ছাড়া তাদের কর্মের প্রতিফলস্বরূপ তাদের জন্যে চক্ষু শীতলকারী যে সামগ্রী গোপন রাখা হয়েছে, 


:n কোন প্রাণীরই তার খবর নেই। 
te ১৮. এ কি কখনো হতে পরে যে, যে ব্যক্তি মু'মেন নে এ ব্যক্তির মত হয়ে যাবে, যে ফাসেক দুষ্কতিকারী? এই 


দু'জন সমান হতে পারে না। 
১১২১০৯১২৯১১ ২১১১১ 


OE CP গত 


রর 


tua 


সন | এ 


2 


se 


OC 00, SC 


CRN) 
BC ) 


| তাদেরজন্যে 
2 WPA AES Rt 2 ৫১৮১৫ 5 ৫ 
LNs Wh LIN 1 2 002৯ 56 


(তাদের) আর তারা কাজ করতেছিলে 
ক্ষেত্রে 


RD 


অতঃপর 
তাদেরবাসস্থানহবে 
TAA 


5 ঠা ভি পপ ৫ 2 2 
(2 13৩৮ 6৪ 92০ ৩657 ঘৰৰ ৮৪৫ 


, দোজখ 
তারমধ্যে ফিরিয়ে দেওয়াহবে তাথেকে তারা বেরহবে যে ভার যখনই 


A 5৬৬ 
বলাহবে 


1০: 


সচল 


তিক ঠি ১১৫ পরা 284 
৭ ৩ (৬৩ 20 ১৩৩ 1৯১১ ৮৪ 


যা দোজখের শান্তির 559 


এন, 


DD. 


৪. 
B 
[2 
5) 
|) 


Sl. Jac Sac St. Sale SS 


22072 24 / 42252 
৮৫:৬১ ১ ০৪৬৯৬ 


এবং মিথ্যারোপকরতে 


টি 


4০8 


Ld? “932 
৮৮৬৬১ ০০> 
ছাড়াও 


0 ats Se SC, Sa SC, aC 


ha: 


আযাব 
(আখেরাতের) . 


BC Sls HO 


টড 


০০০ 


Ke) 


১৯. যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে,তাদের কর্মের বদলারূপে তাদের জন্যে তো জান্নাত-সমূহে 
বসবাসের স্থান রয়েছে মেহমান হিসেবে । 

২০. আর যারা ফাসেকী (দুষ্কৃতির) নীতি গ্রহণ করেছে, তাদের ঠিকানা হল দোযখ । যখনি তারা তা হতে বের 
হতে চাইবে, তখন তাতে তাদেরকে ধাক্কা দিয়ে ঠেলে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, এখন এই আগুনের 
আযাবের স্বাদই গ্রহণ কর যাকে তোমরা মিথ্যা মনে করেছিলে। 

২১. সেই বড় আযাবের আগে আমরা তাদেরকে এ দুনিয়ায়ই (কোন-না কোন ছোট) আযাবের স্বাদ আস্বাদন 
করাতে থাকব, সম্ভবত এরা (নিজেদের বিদ্রোহী আচরণ হতে) ফিরে আসবে। 


০, 


পল্2স2সহসস্টিদ্স্গচসত 


০০০৫ 


৮১১১১১১১৯১৯ ২২১২৯ { 


CH HORE) 
3 


9 
2 
[eC 
ঠ 


(0 


সূরা আস-সাজদাহ ৩২ ১৭৩ পারা ২১ 


wd ) ul ও 
285 ৃ 
মুখ ফিরায় এরপরও তাররবের আয়াতৰানিদ্র্শশ উপদেশ (তার) চেয়ে অধিকযালেম কে এবং |£ 
সমুহ. দেওয়াহয় যাকে 


পপ এ ভে বর (2 2232 ন ৫ 
৩ ৩৩ 5 ০ ৩১৮৪০৬০ Er 52 01 
অপরাধীদের 


(OC, Sa Sats dats ds সূ 


99০০ 


Ho) 
G 


৮০৫০ 


মে 


এবং ভারা সবর করেছিল 


St Sats 


Oe Si Sac SG face Sa, Sete Se da 


২২. তার চেয়ে বড় যালেম কে হবে যাকে তার রবের আয়াতের সাহায্যে উপদেশ দান করা হয় এবং তা সত্বেও 
সে তা হতে মুখ ফিরায়ে থাকে? এইসব পাপীদের উপর তো আমরা প্রতিশোধ নিয়েই ছাড়ব। 


ক্রুকু-৩ 

২৩. এর পূর্বে আমরা মূসাকে কিতাব দিয়েছি অতএব তা লাভ করা সম্পর্কে তোমাদের মনে কোন সন্দেহের 
সৃষ্টি হওয়া উচিত নয়। এ.কিতাবকে আমরা বনী-ইসরাঈলের জন্যে হেদায়াতের বিধান বানিয়েছিলাম। 

২৪. আর তারা যখন সবর করে এবং আমাদের আয়াত-সমূহের প্রতি ইয়াকীন (দৃঢ় বিশ্বাস) আনতে শুরু করে, 
তখন তাদের মধ্যে আমরা এমন সব অগ্রনেতা পয়দা করলাম, যারা আমাদেরই নির্দেশ মত(লোকদের) পথ 
দেখাত। 


৪০ 


Ca: Sat Sac pt SS aC 


টে 


GC pC pt Sul SC 


1 

রা 

ৃ 
ূ 


tee Eee 72552555755 


প 24,424 2 
ও ১১০৮৯৩ HS 5 
কতই তাদেরকে পথপ্রদর্শনকরে নাই (এটাও) তারামত-বিরোধ সেবিষয়ে তারাছিল এঁবিঘয়ে 
(না) কি করত যা 


2৮ 65621935802 2৪১ ৩৪ CD 
তাদেরপূর্বে 


মধ্যদিয়ে তারা বিচরণ করে মানব জাতীর  সধ্যহতে * আমরা ধ্বংস 


ত্র RAL dd 2 4 
১১ ৮৪৯৯ ১১ এ ৪) 


১১ 


Ot On SC, dC 


১১০৭ 


১৮৫০ 


AIP ১৮ 


OU sre) 


না 
ও পাঠঃ রর 


Lr ০৪০৭ ৫) তো ৩৫০ 6 
ঘে 


তৃণ পানি বিহীন দিকে পানি 
রে ভূমির 


ক একে ও, 


তারাতুনবে ও কি অবশাই ধ্য 
তৰু এর নিশ্চয়ই 
১) 


2০৮224 / 248207272 SE) 
১) চে 
৪৮৮৪৫) 9 ৮৪০৬ ০৮৮৪ 


তারানিজেরাও এবং  ডাদের জন্-জানোয়ার  তাথেকে 


Dats SCs Sac SC SC aC hats Sd 


২৫. নিঃসন্দেহে তোমার রবই কেয়ামতের দিন সেই সব কথারই ফয়সালা করে দিবেন, যেসব বিষয়ে (বনী- 
ইসরাঈল) পরম্পরে মতবিরোধ করতেছিল। 

২৬. এই লোকেরা কি (ইতিহাসের এসব ঘটনায়) কোন হেদায়াত পেল না যে, তাদের পূর্বে কত জাতিকেই না 
আমরা ধ্বংস করেছি যাদের বসবাসের স্থান-সমৃহের উপর দিয়ে এখন তারা চলাফেরা করছে? মূলত এতে তো 
অনেক বড় নিদর্শন রয়েছে। -এরা কি শুনতে পায় না। 

২৭. -তারা কি এই দৃশ্য কখনো দেখেনি যে, আমরা এক তৃর্ণ-পানি বিহীন যমীনের দিকে পানি প্রবাহিত করি 
এবং পরে সেই যমীনেই এমন ফসল ফলাই যা হতে তাদের জস্তু-জানোয়াররাও খাদ্য লাভ করে, আর তারা 
নিজেরাও খাবার পেয়ে থাকে? তাহলে তারা কি কিছুই বুঝতে পারেনা? 


Ge nl, > RC  ) 


220: 


Se) 


C BC 


Js SC 0 SC Cs SC Sac ats SC fC, 


এবং 
০৯ 


পর 2৬৬ |] তির 
57৮০০ ৩] 
সত্যবাদী ভোমরাহও 


জে 


1729 
2 


১০০৮০৪০৮০১৫ 


৫১১) 


i I Se 


১৮৫ 


hts Sad ms Su Sas SC 


০ 


AD 


২৮. এই লোকেরা বলে,“এই ফয়সালাটা কখন হবে- যদি তুমি সত্যবাদী হয়ে থাকো?” 
২৯. তাদেরকে বল যারা কুফরী করেছে, “ফয়সালার দিনটিতে ঈমান আনা সেই লোকদের জন্যে কিছু মাত্র 
কল্যাণকর হবে না আর তাদেরকে কোন অবকাশও দেয়া হবে না?” 

৩০. যাই হোক, এদেরকে এদের অবস্থায়ই ছেড়ে দাও, আর অপেক্ষা কর, এরাও অপেক্ষমানই রয়েছে। 


টি 


টিটি 


BaD, 


Ss Sa 0 SG SC SC SC 


চস 


গান 


প্রা Sat 


রা 


র্যা রুহ ক্ছ- আক ক্ছঘ আকা জাক্ছুক্ছু আজ [শর প্রজা 


স্বস্তি স্িস্ুস্ত হস্ত ক 
See ER ১৪০ জাজ জজ. জজ -জ- জজ জজ. হই জর. টি. জজ. Ek... une. 


ৰা 


সূরা আল-আহযাব ৩৩ ১৭৬ পারা ২১ 


_ সুরা আল-আহ্যাব 


(৫ 


নামকরণ 


এ সূরার ২০ নং আয়াতের ...।১৮৯১-১০. -1)-৯১| ৬/১১-০২--.এই এরা মনে করে যে, আক্রমণকারী দল 
এখনো চলে যায় নাই” অংশে উল্লেখিত 'আহযাব' (দল) শব্দকেহ এ সূরার নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


এ সূরায় তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এগুলো হল- ৫ম হিজরীর শওয়াল মাসে 
অনুষ্ঠিত আহযাব যুদ্ধ, ৫ম হিজরীর জিলকুাদ মাসে অনুষ্ঠিত বনু কুরাইযার যুদ্ধ এবং ৫ম হিজরীর জিলকৃদ 
মাসে অনুষ্ঠিত হযরত যয়নবের (রাঃ) সাথে নবী করীম (সেঃ)-এর বিবাহ । এ এঁতিহাসিক ঘটনাসমূহের ভিত্তিতে 
এ সূরা নাযিল হওয়ার সময়-কাল সঠিক ভাবে নির্ধারিত হয়ে যায়। 


ধতিহাসিক পটভূমি 


ওয় হিজরীর শওয়াল মাসে অনুষ্ঠিত ওহুদ যুদ্ধে নবী করীম (সঃ) কর্তৃক নিযুক্ত তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে 

ইসলামী মুজাহিদদের যে পরাজয় সূচিত হয়েছিল, তার ফলে আরবের মোশরেক, ইহুদী ও মুনাফেকদের সাহস 

অত্যন্ত বৃদ্ধি পেয়েছিল এবং তাদের মনে এ আশা জাগ্রত হয়েছিল যে, ইসলাম ও মুসলমানদের খতম করে 

দিতে তারা সফলকাম হবে । ওহুদ যুদ্ধের পরে প্রথম বছরই যে সব ঘটনা সংঘটিত হয়েছিল, তা হতেই তাদের 

বৃদ্ধি পাওয়া দূরত্ত সাহসের প্রমাণ পাওয়া যায়। ওহুদ যুদ্ধের পর দূমাসের অধিক সময় অতিক্রান্ত না হতেই 

নজদের বনী আসাদ গোত্র মদীনা শরীফের উপর আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করেছিল! নবী করীম(সঃ) | 
তাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে 'আবু-সালমা বাহিনী" পাঠাতে বাধ্য হয়েছিলেন। ৪র্থ হিজরীর সফর | 
মাসে আদাল ও কারাহ নামক গোত্র নবী করীম (সঃ)-এর নিকট তাদের এলাকায় গিয়ে ইসলামের প্রচার ও | 
শিক্ষাদানের উদ্দেশ্যে কয়েকজন লোক পাঠাবার জন্য দাবী পেশ করে। নবী করীম(সঃ) তাদের দাবী অনুসারে [৪ 
ছ'জন সাহাবীকে তাদের সঙ্গে পাঠিয় দেন। কিন্তু (জেদ্দা ও রাবেগ -এর মধ্যবর্তী) রাজী নামক স্থানে পৌছিলে | 
হ্যাইল গোত্রের কাফেরদের দ্বারা এই নিরস্ত্র ইসলাম প্রচারকদের উপর আক্রমণ চালান হয়। তাদের মধ্যে | 
চারজনকে শহীদ করা হয় এবং হযরত যুবাইর ইবনে আদি ও হযরত জায়েদ ইবনে দাসেন্না এই দুজনকে | 
মন্ধাশরীফে নিয়ে গিয়ে দুশমনদের হাতে বিক্রী করে দেয় । এই সফর মাসে বনী আমের গোত্রের এক সরদারের | 
আবেদন ক্রমে নবী করীম (সঃ) চল্লিশ বা মতান্তরে সত্তরজন আনসার সময়ে গঠিত এক ইসলাম প্রচারক | 
বাহিনী নজদ প্রেরণ করেন। কিন্তু তাদের সঙ্গেও চরম বিশ্বাসঘাতকতা করা হয় এবং বনী সুলাইম-এর উসাইয়া, | 
'রিয়াল ও যাকওয়ান গোত্রসমূহ “বিরে মাযূনা' নামক স্থানে অকস্মাৎ আক্রমণ করে সকলকেই শহীদ করে। এ | 
সময়ই মদীনার ইহুদী বনী নযীর গোত্র অসীম সাহসী হয়ে ক্রমাগত কয়েকটি ব্যাপারে বিশ্বাসঘাতকতা করে। 

এমন কি ৪র্থ হিজরীর রবিউল আউয়াল মাসে তারা স্বয়ং নবীকরীম (সঃ)-কে শহীদ করার যড়যন্ত্র করে ফেলে। | 
এর পর ৪র্থ হিজরীর জমাদিউল আউয়াল মাসে বনী গাতফানের বনু সা'লাবা ও বনু মুহারিব গোত্রদ্বয় মদীনার | 
উপর & 


Cc fet Se. 


চনে 


সি 


ac Sac SC 0 SC SO 


ae 


(ofa: nto 2 Su > SC On Sx ms aC, Sc Sas nC ds WC. S0 


ছুরির ছে যা রে রে ররর কুরে ছেরে রর হছে ছে রর হাহ করছ হজ বহি 


মাস পর্যন্ত ক্রমাগতভাবে তার জের চলতে থাকে। 
7 ঙঁ 


কিন্তু কেবলমাত্র নবীকরীম (সঃ)-এর দৃঢ় বিশ্বাস এবং সাহাবা-এ-কেরামের আত্মদানের গভীর ভাবধারার 
কারণেই অল্পসময়ের মধ্যে অবস্থার গতি পরিবর্তন হয়ে যায়। আরবদের অর্থনৈতিক বয়কটের কারণে 
মদীনাবাসীদের জীবন দূর্বিসহ হয়ে পড়েছিল । চার পাশের সকল মোশরেক কবীলা আক্রমণমৃখী হয়ে উঠেছিল। 
মদীনার অভ্যন্তরে ইহুদী ও মুনাফেকরা কোচের সাপে পরিণত হয়েছিল । কিন্তু এই মুষ্টিমেয় সত্য-প্রাণ মু'মেন 
রসূলে করীম(সঃ)-এর নেতৃত্বে পরপর এমন কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন যার ফলে আরব দেশে ইসলামের 
প্রভাব ও প্রতিপত্তি কেবল বহালই হ'ল না, পূ্বপেক্ষা অনেক গুণ বৃদ্ধিও পেয়ে গেল। 


আহযাব যুদ্ধের পূর্ববর্তী যুদ্ধসমূহ 

সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করা হয় ওহুদ যুদ্ধের পরে পরেই। যুদ্ধের পর ঠিক দ্বিতীয় দিনে -যখন অসংখ্য 
গিয়েছিল, নবী করীম(সঃ) নিজেও ছিলেন আহত আর হযরত হামযা (রোঃ)-র শাহাদতের কারণে দুঃখ- 
ভারাক্রান্ত তখন -নবী করীম (সঃ) ইসলামের জন্যে প্রাণ-উৎসর্গকারী লোকদেরকে আহবান জানালেন কাফের 
সৈনিকদের পশ্চাদ্ধাবনের জন্য অগ্রসর হতে হবে, যেন তারা পথের মাঝখান হতেই ফিরে এনে মদীনার উপর 
আক্রমণ করে না বসে। রসূলে করীম (সঃ)-এর এই অনুমান ঠিকই ছিল যে কাফের কুরাইশরা উহুদ যুদ্ধে 
অর্জিত সাফল্য হতে কোন ফায়দা লাভ না করে ফিরে চলে গিয়েছে বটে, কিন্তু পথে তারা যখন এক স্থানে 
পৌছে অবস্থান করবে তখন তাদের এ নির্বুদ্ধিতার কারণে তাদের নিজেদেরই লজ্জিত হতে হবে এবং আবার 
এসে তারা মদীনার উপর আক্রমণ করে বসবে ।এ কারণে নবী করীম (সঃ) তাদের পশ্চাদ্ধাবনের সিদ্ধান্ত গ্রহণ 
করেন এবং অনতিবিলম্বে ৬৩০ জন উৎসগাঁকৃত-প্রাণ মুসলমান তার সঙ্গে যাবার জন্যে প্রস্তুত হলেন। মক্কার 
পথে “হামরাউল' আসাদ নামক স্থানে পৌছে তিনি তিন দিন পর্যন্ত অবস্থান করলেন। তখন এক 
সহানুভূতিসম্পন্ন অমুসলিম ব্যক্তির মারফতে রসূলে করীম (সঃ) জানতে পারলেন যে, আবু সুফিয়ান তার ২৯৭৮ 
জন সৈনিক সংগে নিয়ে মদীনা হতে ৩৬ মাইল দূরে অবস্থিত 'আর-রাওহা' নামক স্থানে অবস্থান করছে। তারা 
বন্তুতই নিজেদের ভূল বুঝতে পেরে মদীনার দিকে প্রত্যাবর্তন করতে চেয়েছিল; কিন্তু নবী করীম (সঃ) এক 
বাহিনী নিয়ে তাদের পশ্চাদ্ধাবনের জন্যে আসছেন শুনতে পেয়ে তারা নিরুদ্যম হয়ে পড়ে । এর ফলে কেবল 
মাত্র কুরাইশের বৃদ্ধিপ্রাপ্ত সাহস-হিম্মত বিলুপ্ত হয়নি, চতুষ্পার্শের সব শক্রগণও জানতে পারে যে, একজন 


IB LD জে ID OD IB চে OR চে চে পুচ 
GIARDIA জকি আআ রন রর ALN 


Gs SC HS 


SCH FR he nda CG Ana na WS 


(9০ 


১0782282104 


EET 


i অপরিসীম সজাগ ও সাহসী ব্যক্তি মুসলমানদের নেতৃত্ব করছেন এবং মুসলমানগণ তার অংগুলি সংকেতে প্রাণ 

কোরবান করতেও সর্বক্ষণ প্রস্তুত হয়ে রয়েছেন । (সূরা আলে-ইমরাণ এর ভূমিকায় ও ১২২ নং টীকায় বিস্তারিত re 
চু আলোচনা দ্রষ্টব্য) রঃ 
অতঃপর বনী আসাদ গোত্র মদীনার উপর যখনই অতর্কিত আক্রমণ করার প্রস্তুতি শুরু করলো. নবী করীম 
হু] (সঃ)-এর নিয়োজিত সংবাদ সরবরাহকারিগণ সংগে সংগেই তাদের এ প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করলেন । থর 
| তখন তাদের আক্রমণের পূর্বেই নবী করীম (সঃ) হযরত আবু সালমার (উদ্মুল মু'মেনীন হযরত উন্মে সালমার ee 
| প্রথম স্বামী) নেতৃত্বে দেড় শত লোকের এক বাহিনী তাদের মস্তক চূর্ণ করার জন্যে পাঠিয়ে দিলেন। এ সৈন্য i 
Ry বাহিনী অতর্কিত ভাবে তাদের উপর আক্রমণ চালায়, তারা দিশেহারা হয়ে নিজেদের সবকিছু যথাস্থানে ফেলে Re 
ই] রেখে পলায়ন করে এবং তাদের সব ধন-মাল মুসলমানদের হস্তগত হয়। : 
SE SOC SE SCE 


21-7-1-7170-710712--2-1-5.. ৮২-0০-7727 


অতঃপর বনী 


তারা নবী করীম (সঃ)-কে শহীদ করার যড়যন্ত্র করেছিল এবং তা প্রকাশ | 
হয়ে পড়েছিল, সেই দিনই নবী করীম (সঃ) তাদেরকে দশদিনের মধ্যে মদীনা ত্যাগ করার নির্দেশ পাঠান এবং |& 
ঘোষনা করেন যে, তার পর তাদের যাকেই এখানে পাওয়া যাবে, তাকেই হত্যা করা হবে। মদীনার | 
মুনাফেকদের সরদার আবদুল্লাহ ইবনে উবাই তাদেরকে উঙ্কানি দিল যে, তোমরা শক্ত হয়ে বস এবং মদীনা |{ 
ত্যাগ করতে অস্বীকার কর। দু'হাজার লোক দিয়ে আমি তোমাদের সাহায্য করবো তা ছাড়া বনী কুরাইযা 1& 
গোত্র তোমাদের সহায়তা করবে, নজদের বনী-গাতফানও তোমাদের সাহায্যার্থে এগিয়ে আসবে । এসব কথায় | 
পড়ে তারা নবী করীম (সঃ)-কে বলে পাঠালো যে, তার! নিজেদের স্থান ত্যাগ করতে প্রস্তুত নয়, তিনি যা | 
করতে পারেন তাই যেন করেন। নবী করীম (সঃ) প্রদত্ত মীয়াদ খতম হওয়ার সংগে সংগেই তাদেরকে অবরুদ্ধ | 
করে ফেললেন। তখন তাদের সমর্থকদের মধ্যে কেউই তাদের সাহায্য দানে এগিয়ে আসায় সাহসী হল না। | 
শেষ পর্যন্ত তারা এ শর্তে আত্মসমর্পণ করে যে, তাদের প্রত্যেক তিনজন লোক একটা উটের উপরে যা কিছু | 
মাল বোঝাই করে নিয়ে যেতে পারে,তা নিয়ে যাবে; অবশিষ্ট ধন-মাল সব মদীনায় রেখে যাবে । এর ফলে | 
মদীনার উপকষ্ঠের পূর্ণ এলাকা যেখানে বনী-নযীর অবস্থান করছিল, তাদের বাগ-বাগিচা জিনিস-পত্র সবকিছু 
মুসলমানদের হস্তগত হয় এবং এই বিশ্বাসঘাতক গোত্রের লোকেরা খায়বার, ওয়াদিউল কুরা ও সিরিয়ার বিস্তীর্ণ 
এলাকায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে। 


ৃ এরপর নবী করীম (সঃ) বনু গাতফান-এর দিকে লক্ষ্য আরোপ করলেন এরাও মদীনার উপর আব্রমণ করার রর 
[2 
র্‌ 
ৃ 
রর 
্ 
ঃ 


প্রস্তুতি হণ করছিল। তিনি চারশ লোকের এক বাহিনী নিয়ে মদীনা হতে বের হন এবং “যাতুর রকা" নামক | 


স্থানে পৌছে তাদের উপর আক্রমণ চালান। এই আকস্মিক আক্রমণে তারা দিশেহারা হয়ে পড়ে এবং কোন 
প্রকার যুদ্ধ না করেই তারা ঘর-বাড়ী ও মাল-সম্পদ ফেলে রেখে পাহাড়ের গুহায় আশ্রয় নেয়। 


৪র্থ হিজরীর শাবান মাসে নবী করীম (সঃ) আবু সুফিয়ানের ওহুদ যুদ্ধ হতে প্রত্যাবর্তনের সময় প্রদত্ত চ্যালেঞ্জের 
জবাব দেয়ার জন্যে প্রস্তুত হলেন। যুদ্ধ শেষে আবু সুফিয়ান নবী করীম (সঃ) ও মুসলমানদের লক্ষ্য করে 


মুসলমানদের প্রভাব পতিপত্তি বৃদ্ধির আরো একটি কারণ ছিল। আরব ও সিরিয়া সীমান্তে “দওমাতিলজান্দাল 
‘ a তু 

(বর্তমান জাওফ) একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল। ইরাক, মিশর ও সিরিয়ার মধ্যে ব্যবসায়ী কাফেলা এ স্থান হতেই 
তালা মাওয়া করতো । এ স্থানের লোকেরা ব্যবসায়ী কাফেলার লোকদের নানা ভাবে কষ্ট দিত, প্রায়ই লৃঠ- 
ত্রাজ করতো। নবী করীম (সঃ) ৫ম হিজরীর রবিউল আউয়াল মাসে এক হাজার সৈন্য নিয়ে তাদের উচিত 


০৩০১২৯১২১১৯ সস 


নুতন কল 
পলায়ন করলো এতে সমগ্র উত্তর আরবের উপর ইসলামের প্রতাপ প্রতিষ্ঠিত হল । সমস্ত গোত্র বুঝতে পারলো | 
যে, মদীনায় যে বিরাট শক্তির সমাবেশ হয়েছে, তার সঙ্গে মুকাবেলা করা একটা দুটো গোত্রের পক্ষে কিছুতেই 
সম্ভব নয়। 


আহযাব যুদ্ধ 


ঠিক এ অবস্থার মধ্যেই আহযাব যুদ্ধ সংঘটিত হয়। আসলে এ ছিল আরবের অসংখ্য গোত্রের এক সম্মিলিত 
আক্রমণ । তারা মদীনার এ উত্থানমূখী শক্তিকে চূর্ণ করার উদ্দেশ্যে এ আক্রমণ পরিচালনা করেছিল । বনী নযীর 
গোত্রের যে সব নেতৃস্থানীয় ব্যক্তি মদীনা হতে বিতাড়িত হয়ে আরবে অবস্থান করছিল. এ আক্রমণের প্রস্তাব ও 
প্রস্তুতি তারাই চালিয়েছিল । তারা চারিদিকে ঘোরাফেরা করে কুরাইশ, গাতফান, হুযাইল ও অন্য অসংখ্য 
গোত্রের লোকদেরকে মদীনার উপর এক সম্মিলিত আক্রমণ পরিচালনার জন্যে উদ্ৃদ্ধ করে তুলেছিল। তাদেরই 
চেষ্টার ফলে ৫ম হিজরীর শওয়াল মাসে সমগ্র আরব গোত্রের এক বিরাট সম্মিলিত শক্তি মদীনার ক্ষুদ্র বস্তির 
উপর আক্রমণ করে। এত বড় শক্তি ইতিপূর্বে কোন দিনই সম্মিলিত হতে পারেনি । এতে উত্তর এলাকা হতে 
বনী নযীর ও বনী কায়নুকার সেইসব ইহুদীও অগ্রসর হয়ে এল, যারা ইতিপূর্বে মদীনা হতে বহিষ্কৃত হয়ে 
খায়বার ও ওয়াদিউল কুরায় বসবাস শুর করেছিল । পূর্বদিক হতে গাতফান-এর গোত্রসমৃহ-বনু সৃলাইম, 
ফাযারাহ, মূররাহ, আশজা ও আসাদ প্রভৃতি -অগ্রসর হয়। এবং দক্ষিণ দিক হতে কুরাইশগণ নিজেদের সমর্থর 
গোর সমূহ সমন্বয়ে এক দুরন্ত নিয়ে সামনের দিকে এগিয়ে আসে। এতে তাদের মোট জনশক্তি হয় বারো 
হাজার 


এ আক্রমণ যদি সহসা এবং আকস্মিকভাবে পরিচালিত হত তবে তা মদীনার পক্ষে বড়ই মারাত্মক হয়ে দেখা 
দিত। কিন্তু নবী করীম (সঃ)মদীনায় বেখরয হয়ে বসেছিলেন না, বরং তার নিয়োজিত সংবাদ দাতা এবং 
ইসলামী আন্দোলনের সমর্থক ও সহানুভূতিশীল লোকেরা-যারা সব গোত্রেই বর্তমান ছিল- শত্রুদের গতিবিধি 
সম্পর্কে তাকে সব সময়ই অবহিত করেছিল ।* 


এ বিরাট বাহিনী মদীনায় উপনীত হওয়ার পূর্বেই রসূলে করীম (সঃ) ছয় দিনের মধ্যে মদীনার উত্তর পশ্চিম 
দিকে একটি 'খন্দক' (পরিখা) খনন করিয়ে নেন এবং সালআ পর্বত পশ্চাৎ দিকে রেখে তিন সহস্র সৈনিক 
' সংগে নিয়ে পরিখার আশ্রয়ে প্রতিরক্ষার জন্যে তৈরী হয়ে দীড়ান। মদীনার দক্ষিণ দিকে বিপুল বাগিচা ছিল 
(এখনো বর্তমান আছে), এ কারণে এ দিক দিয়ে মদীনার উপর আক্রমণ করা সম্ভব ছিল না। পূর্বদিকে ছিল 
লাভার পর্বতমালা,তার উপর দিয়ে কোন ব্যাপক সৈন্য পরিচালনা সহজ ছিল না। পশ্চিম-দক্ষিণ কোণের 
অবস্থাও এইরূপ ছিল। এ কারণে কেবলমাত্র ওহুদ এর পূর্ব ও পশ্চিম কোণ হতেই আক্রমণ হতে পারতো । লবী 
করীম (সঃ) এ দিকে পরিখা খনন করিয়ে শহরকে সুরক্ষিত করে নিলেন। মদীনার বাইরে এরূপ একটা পরিখার 
সম্মুখীন হতে হবে তা কাফেরদের সামরিক পরিকল্পনার মধ্যে আদৌ ছিল না। কেননা এরূপ প্রতিরক্ষা ব্যবস্থা 


* জাতীয়তাবাদী আন্দোলনের মুকাবেলায় একটা আদর্শবাদী আন্দোলন এ কারণেই শ্রেষ্ঠ ও শক্তিশালী হয়ে 

থাকে। জাতীয়তাবাদী গোষ্ঠি কেবল স্বীয় জাতীয় লোকদের সমর্থন ও সহায়তার উপর নির্ভরশীল হয়ে থাকে। 

কিন্তু একটা আদর্শবাদী আন্দোলন স্বীয় আদর্শমূলক দাওআতের কারণে সর্বদিকে ও সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার 
ES UN 


সূরা আল-আহ্যাবৰ ৩৩ ১৮০ পারা ২১ 


অবরোধ সৃষ্টির জন্য প্রস্তুত হতে হল, যদিও সে জন্য তারা নিজেদের ঘর হতে মোটেই প্রস্তুত হয়ে আসতে | 
2 পারেনি। | 5 
অতঃপর কাফেরদের জন্যে একটা মাত্র উপায়ই অবশিষ্ট থেকে যায় । আর তা হচ্ছে বনী কুরাইযার ইহুদী 

৷ গোত্রসমূহকে বিশ্বাসঘাতকতা করার জন্য উঙ্ধানি দেয়া । এরা মদীনার দক্ষিণ-পূর্ব অঞ্চলে বসবাস করছিল। | 
k এদের সঙ্গে মুসলমানদের রীতিমত মিত্রতার চুক্তি ছিল। এ চুক্তির দৃষ্টিতে মদীনার ওপর কোন দিক দিয়ে | 


আক্রমণ হলে মুসলমানদের সঙ্গে একত্রিত হয়ে প্রতিরক্ষার জন্য চেষ্টা করতে তারা বাধ্য ছিল। এ কারণে | 
মুসলমানগণ তাদের সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হয়ে নিজেদের পুত্র-পরিজনকে বনী কুরাইযাদের অঞ্চলে অবস্থিত: 
মুসলমানদের রক্ষা ব্যবস্থার এ দুর্বলতার দিকটি ভাল করে লক্ষ্য করতে পেরেছিল । তাদের পক্ষ হতে বনী নযীর 
-এর ইহুদী সরদার হাই ইবনে আখতারকে বনী কুরাইযার নিকট পাঠানো হল এবং তাদেরকে মুসলমানদের 
সঙ্গে কৃত চুক্তি ভংগ করে তাদের সঙ্গে যুদ্ধে শরীক হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে চেষ্টা করা হল। প্রথমত তারা এ 
করতে অস্বীকার করলো এবং স্পষ্ট ভাষায় বলে দিল যে, হযরত মুহাম্মদ (সঃ)-এর সঙ্গে আমাদের চুক্তি রয়েছে 
এবং এখন পর্যন্ত তার বিরুদ্ধে আমাদেন্ঈ কোন অভিযোগই সৃষ্টি হয়নি । কিন্তু হাই ইবনে আখতার যখন 
তাদেরকে বললো “দেখ আরবের মিলিত শক্তিকে এ ব্যক্তির (হযরত মুহাম্মদ (সঃ)) উপর আক্রমণ করার জন্য 
প্রস্তুত করে এনেছি, এখনই হচ্ছে এ ব্যক্তিকে চিরতরে শেষ করে দেয়ার উপযুক্ত সময় । তোমরা যদি এ সময়কে 
অযথা অতিবাহিত করে দাও তবে এরূপ উপযুক্ত সময় আর কখনো পাবে না” তখন ইহুদী মানসিকতার | 
ইসলাম দুশমনী নৈতিক বোধ মানবিক ভাবধারার উপর জয়লাভ করলো এবং বনী কুরাইযা গোত্র চুক্তি ভংগ | 
করতে প্রস্তুত হল। নি 


নবী করীম (সঃ) এই ব্যাপার সম্পর্কে একেবারে গাফেল ছিলেন না। তিনি সঠিক সময়ে এর খবর পেয়েছিলেন । 
তিনি অনতিবিলম্বে আনসারদের সরদার সা'আদ ইব্‌নে উবাদাহ্‌, সা'আদ ইবনে মৃয়ায, আবাদুল্লাহ ইবৃনে | 
রাওয়াহ ও খাওয়াত ইবনে জুবাইরকে প্রকৃত অবস্থা সম্পর্কে তদন্ত করার জন্যে পাঠালেন। রওনা হওয়ার সময় | 
তিনি তাদেরকে এ হেদায়াত দিলেন যে; বনী কুরাইযা যদি চুক্তি রক্ষা করে চলতে রাজী হয় তবে ফিরে এসে এ | 
কথা সকল সৈনিকের সম্মুখেই স্পষ্টভাবে প্রকাশ করে দিবে । আর তারা যদি চুক্তিভংগ করতেই চায়'তবে | 
ইংগিতে কেবল আমাকেই তা জানিয়ে দিবে, যেন সাধারণ মুসলমান সৈনিক তা শুনে সাহস হারা হয়ে না পড়ে। | 
এ নেতৃবৃন্দ সেখানে পৌছে বনী কুরাইযাকে অত্যন্ত নীচ কাজে উদ্বুদ্ধ ও নিযুক্ত দেখতে পেলেন। তারা এদেরকে | 
প্রকাশ্য ভাবে বলে দিল3... ৫০ } ) ১০০ ৬১ ১ ১০১৬২ ১৪০১. “আমাদের ও মুহাম্মদের মধ্যে কোন 

: প্রকার চুক্তি বা প্রতিশ্রুতি নেই।” 


ee 
এ কথা শুনে তারা মুসলিম বাহিনীর নিকট ফিরে এলেন এবং ইংগিতে নবী করীম (সঃ) কে বললেনঃ “আদাল 


Gc 


০৫০৫০ 


এক, 


(৮০2৫ 


dic CSG iG 


০ 


Se SC Sn SC. Se Si Sf 


Lo) 
ha 


‘DID, 


চপ 


চটি, 


SS 


OC Sat See St SHC CS 


ES 


CeCe hg Sl Se, 


Ce 


এক 


ও কারাহ গোত্র 'রাজী' নামক স্থানে ইসলাম প্রচারকদের সঙ্গে ইতিপূর্বে যেরূপ বিশ্বাসঘাতকতা করেছিল, বনী 
.কুরাইযার লোকেরা এখন ঠিক তাই করতে শুরু করেছে।” 


এ দুঃসংবাদ তীব্র গতিতে মদীনার মুসলমানদের মধ্যে পরিব্যাপ্ত হয়ে পড়ে । তাদের মনে এর ফলে অত্যধিক 
বেদনা ও কাতরতার উদয় হল। কেননা, এখন তারা উঠয় দিক দিয়েই অবরুদ্ধ হয়ে পড়েছিলেন শহরের যে 
অঞ্চলে প্রতিরক্ষার কোন ব্যবস্থা ছিল না, আর সকলের সন্তান-সন্ততিও সেখানে অবস্থিত ছিল, সে অঞ্চলই 


SC ) 


(PTB BOB 
১০০০৫ 


AC) 


০ 
টিসি, 


OBC, Sate face ls BC 


'লোকদের নৈতিক ও মানসিক বল নষ্ট করার জন্যে নানা প্রকার মনস্তাত্বিক আক্রমণ শুরু করে দিয়েছিল । কেউ 
বললো, আমাদের নিকট কাইজার ও কিসরার দেশ দখল হওয়ার ওয়াদা করা হয়েছিল, অথচ দেখছি, আমরা 
‘সাধারণ ও প্রাকৃতিক প্রয়োজন পুরণার্থেও বের হতে পারছি না। কেউ আবার নিজেদের ঘর-বাড়ী বিপন্ন হওয়া 
এবং তা রক্ষার দোহাই দিয়ে পরিখা ফ্রন্ট হতেই বিদায় গ্রহণ করলো৷। কেউ কেউ আক্রমণকারীদের সঙ্গে 
সাক্ষাত করে নিজেদের বিষয় ঠিকঠাক করে নেবার ও মুহাম্মদ (সঃ)কে তাদের হাতে সোপর্দ করার কথা গোপন 
প্রপাগান্ডার সাহায্যে সর্বত্র ছড়িয়ে দিয়েছিল । বস্তুতঃ এ কঠিন পরীক্ষায় প্রত্যেক ব্যক্তিরই গোপন অবস্থা প্রকাশ 
হয়ে পড়লো । যার মনে একবিন্দু মুনাফেকীও বর্তমান ছিল, সেও লোকসমক্ষে ধরা পড়ে গেল । এ কঠিন সময় 
কেবল সত্য ও একনিষ্ঠ দিলের লোকেরাই আত্মোৎসর্গকারী ও অচল-অটল প্রত্যয়-সম্পন্ন প্রমাণিত হলেন। 


এ কঠিন মুহুর্তে নবী করীম (সঃ) বনী গাতফানের সংগে সন্ধির কথাবার্তা বলতে শুরু করলেন এবং মদীনার 
উৎপন্ন ফসলের এক তৃতীয়াংশ নিয়ে ফিরে যেতে বাধ্য করতে চাইলেন । কিন্তু সা'আদ ইবনে উবাদাহ, সা'আদ 
ইব্‌নে মুয়ায প্রমুখ আনসার সরদারগণের সঙ্গে নবীকরীম (সঃ) যখন এই শর্ত সম্পর্কে পরামর্শ করলেন, তখন 
_ তারা বললেন ঃ “হৈ আল্লাহর রসূল, এরূপ করা কি আপনার ইচ্ছা, না আল্লাহর হুকুম? ................ আল্লাহর 
হুকুম হলে আমরা তা মেনে নিতে বাধ্য। কিংবা আপনি কেবল আমাদের রক্ষার্থে এ প্রস্তাব করছেন?” 
উত্তরে নবী করীম (সঃ) বললেন “আমি কেবল তোমাদের হেফাজতের উদ্দেশ্যেই এরূপ করছি । কেননা, আমি 
দেখতে পাচ্ছি যে, সমগ্র আরব সম্মিলিত হয়ে তোমাদের উপর আক্রমণ করার জন্যে প্রস্তুত হয়েছে, আমি 
তাদের পরস্পরকে পরস্পর হতে বিচ্ছিন্ন করে দিতে চাই” । এ শুনে উভয় সরদারই এক বাক্যে বললেন “আপনি 
যদি আমাদের খাতিরে এ চুক্তি করতে ইচ্ছুক হয়ে থাকেন, তবে আপনি তা খতম করুন, আমরা যখন মোশরেক 
ছিলাম তখনকার সময়ও এ সব. গোত্র আমাদের নিকট হতে একটা দানাও খাজনা বাবদ আদায় করতে 
পারেনি। আর এখন তো আমরা আল্লাহ্‌ ও আল্লাহর রসূলের প্রতি ঈমান আনার সৌভাগ্য অর্জন করেছি, এখন 
কি এরা আমাদের খাজনা নিতে পারবে? এখন তাদের ও আমাদের মধ্যে কেবল মাত্র 'তরবারিই সিদ্ধান্তকারী 
_ হবে যতক্ষণ না আল্লাহ আমাদের ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দেন” । এ কথা বলে তারা চুক্তিনামার এ 
অস্বাক্ষরিত পান্ডুলিপি ছিড়ে ফেললেন। 


এ সময়ই গাতফান গোত্রের শাখা আশজা গোত্রের ন'ঈম ইবনে মসউদ নামক এক ব্যক্তি ইসলাম কবুল করে 
রসূলে করীম (সঃ)-এর খেদমতে হাজির হলেন এবং বললেন, আমার ইসলাম কবুল করার কথা এখনো কেউ 
* জানতে পারেনি, এখন আপনি আমার দ্বারা যে কাজই করাতে চান, আমি তা সম্পন্ন করতে পারি। নবী করীম 
- (সঃ) বললেন “তুমি ফিরে গিয়ে শত্রু বাহিনীর মধ্যে ভাংগন সৃষ্টি করার কোন উপায় উদ্ভাবন কর*।” এ 
নির্দেশ পেয়ে তিনি প্রথমে বনী কুরাইযার নিকট উপস্থিত হলেন। এন সঙ্গে তার পূর্ব হতেই যথেষ্ট মেলা-মেশা 
ও বন্ধুত্বের সম্পর্ক ছিল। তিনি তাদেরকে বললেন যে, কুরাইশ ও গাতফান কবীলার লোক অবরোধের কারণে 
অতিষ্ঠ হয়ে পশ্চদাপসারণও করতে পারে, তাতে তাদের কোন ত্রাস-বৃদ্ধি হবে না। কিন্তু তোমাদের তো 
মুসলমানদের সংগে এখানেই থাকতে হবে। তারা চলে গেলে তোমাদের কি অবস্থা হবে? আমার মতে তোমরা 
ততক্ষণ পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করবে না,যতক্ষণ না এ বহিরাগত কবীলা সমূহের কয়েকজন উল্লেখযোগ্য 
ব্যক্তিকে বন্ধক স্বরূপ তোমাদের নিকট পাঠিয়ে দেবে। বনী কুরাইযার লোকদের মনে একথা বন্ধমূল হয়ে 
বসলো এবং তারা মিলিত ম্বুন্টের গোত্র সমূহের নিকট বন্ধক দাবী করার সিদ্ধান্ত করলো । অতঃপর নঈম ইবনে 


? জা, ভা, ভাত জা, জো? জে) জা, El 


ছে, পা) জা HEH 


"পা? 01 জজ) ag. aw, জা; জা জে) a, 


প্র । আজ, 2, জা, আত জা, চো, 


টসে হত DN NU তে ER RN 0 Pe 


CG 


গা 


| *এ সময় নবী করীম (সঃ) বলেছিলেনঃ. ₹০১-৯ এ১)-]|-- যুদ্ধে ধোকা দেয়া সম্পূর্ণ বিধিসংগত ৷" 


সূরা আল-আহ্যাব ৩৩ ১৮২ ছি 
দিনরাত দা 
লোকেরা কিছুটা দুর্বলতা দেখাতে শুরু করেছে বলে মনে হয়। তারা হয়তো তোমাদের নিকট বন্ধক স্বরূপ 

কয়েক ব্যক্তির দাবী পেশ করবে এবং তাদেরকে মুহাম্মদের নিকট আটক রেখে তার সঙ্গে সঙ্গি করে নেবে এবং 

এ অসম্ভব কিছু নয়। কাজেই তাদের সঙ্গে খুবই সতর্কতার সাথে কথাবার্তা বলা উচিত। ফলে যুক্তম্ুন্টের 

নেতৃবৃন্দ বনী কুরাইযা সম্পর্কে সন্দি্ধ হয়ে পড়ে তারা কুরাইযা সরদারদের নিকট -সংবাদ পাঠালো যে, এ দীর্ঘ 

অবরোধ ব্যবস্থায় আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। এখন এক চূড়ান্ত যুদ্ধ হওয়া একান্তই আবশ্যক । আগামী কাল 

তোমরা এদিক হতে আক্রমণ কর আর এদিক হতে আমরা মুসলমানদের উপর আকস্মিক আক্রমণ করবো । বনী | 
কুরাইযা এর জবাবে বলে পাঠালো যে, তোমরা যতক্ষণ পর্যস্ত কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তিকে আমাদের নিকট 
বন্ধক স্বরূপ না রাখবে, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধের ঝুঁকি গ্রহণ করতে পারি না। এ জবাব শুনে যুক্তফ্রন্টের 
নেতৃবৃন্দের মনে দৃঢ় বিশ্বাস জন্মাল যে ন'ঈমের কথা সত্য । তারা বন্ধক দিতে অস্বীকার করলো। এর দরূন বনী 
কুরাইযার লোকেরা বুঝতে পারলো যে, নঈম আমাদেরকে খুব ভাল পরামর্শই দিয়েছিলেন! ফলে এ সামরিক 
চাল সর্বতোতারে সাফল্যমন্ডিত হল এবং এ দুশমনদের শিবিরে ভাংগন সৃষ্টি করলো । 


এভাবে অবরোধ ২৫ দিন হতেও দীর্ঘ মীয়াদী হয়ে গেল। এটা ছিল শীতকাল । এতবড় সৈন্যবাহিনীর জন্যে 
পানি, খাদ্য ও জন্তু-জানোয়ারের রসদ সংগ্রহ করা কঠিনতর হয়ে উঠতে লাগল । পরস্পরের মধ্যে ভাংগন ধরার 
দরুণ অবরোধকারীদের সাহস-উদ্যমেও ভাটা পড়তে লাগলো । এ অবস্থায় সহসা এক রাতে প্রচন্ড ঝড় 
আসলো; এতে শীতের প্রকোপ, বিদ্যুৎ-চমক ও বন্ধের গর্জন ছিল। চারিদিক এমন কঠিন অন্ধকারে আচ্ছন্ন করে 
ফেললো যে, নিজের হাত পর্যন্ত দেখা গেল না । ঝড়ের তান্ডবে শত্রু বাহিনীর তাবু ছিন্ন-ভিন্ন হয়ে গেল, তাদের 
মধ্যে ব্যাপক ত্রাসের সৃষ্টি হল। তারা আল্লাহর কুদরতের এ কঠিন আঘাত সহ্য করতে পারলো না। রাত 
থাকতে থাকতেই সকলে পলায়নপর হয়ে নিজ নিজ ঘরের দিকে চলে গেল। সকাল বেলা মুসলমানগণ যখন 
জাগ্রত হলেন, তখন ময়দানে একজন শক্রুও বর্তমান ছিল না। নবী করীম (সঃ) এ দেখে সংগে সংগে বলে 

উঠলেন1১৯ (০৮ ১৭/১০/০6১৯) ৩/৮১০৮(০১০০অতঃপর কোরাইশের লোকেরা কখনো 
তোমাদের উপর আক্রমণ করতে পারবে না, তোমারাই তাদের উপর চড়াও হবে ।” 


এর পরবর্তী অবস্থা সম্পর্কে নবী করীম (সঃ)-এর অনুমান ছিল সম্পূর্ণ নির্ভুল। কেবল কোরাইশ নয়, সমগ্র 
দুশমন কবীলা সম্মিলিতভাবে ইসলামের উপর শেষ আক্রমণ চালিয়েছিলে। তাতে পরাজিত হওয়ার কারণে 
তাদের মধ্যে মদীনার উপ'র অতঃপর কোন আক্রমণ চালাবার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট রইল না। এখন আক্রমণ 
করার (OFFENSIVE) শক্তি দুশমনেদের নিকট হতে বিচ্যুত হয়ে মুসলমানদের হস্তগত হয়ে গেল। 


বনী কুরাইযার যুদ্ধ 


খন্দক যুদ্ধ হতে প্রত্যাবর্তন করে নবী করীম (সঃ) যখন নিজ ঘরে পৌছিলেন, তখন যোহরের সময় হযরত 
জিবরাইল (আঃ) এসে হুকুম শুনালেনঃ “এখনি হাতিয়ার পরিত্যাগ করা ঠিক নয়, বনী কুরাইযার ব্যাপারটা 
এখনো বাকী রয়ে গেছে, তাদের ব্যাপারটাও এখনই চুকিয়ে নেয়া আবশ্যক” । এ নিদের্শ পেয়েই নবী করীম 
(সঃ) অনতিবিলম্বে ঘোষনা করলেনঃ “যারাই আনুগত্যশীল আছ, তারা যেন বনী কুরাইযার অঞ্চলে না পৌছে 
আসরের নামায না পড়ে”। এ ঘোষণা প্রচারের সংগে সংগেই নবী করীম (সঃ) হযরত আলী (রাঃ)-কে এক 
বাহিনী সহকারে অগ্রবর্তী বাহিনী হিসাবে বনী কুরাইযার অঞ্চলে পাঠিয়ে দিলেন। তারা যখন সেখানে 
পৌছিলেন, তখন ইহুদী লোকেরা গৃহের ছাদে উঠে নবী করীম (সঃ) এবং মুসলমানদের উপর গালাগালের বৃষ্টি 
২১২১১১১১১১১ ১২১১১১১৩১১৪ - 


IB 5 |] 
0 চা রা? 


৪০৮০ 


তাজ, 


OFC nl Sn cs ng, i, al SC je wc a Salat nl 


০) 


+. জে) হা, জে, রি) জা জি. হত জং NE, A.A, জা) জং জা, জা) রা, টি, 8, টে, জা) চা) হা, জা, চা, হো, eG. nm. mM জে) জা! হা. রা, 


টে 


LC, ac, a nD SG 


DAB 
৫84 


Ly mR. AL GR 


ডে, 
han 


SES 


aD 


[সস 


ক্র চস 


রত নিত নও নও 


চি 


চস 


7171 
ha 


টিসি, 


টে 


4০ 


550 


Rested 


ছে 


বর্ষণ করতে লাগল ৷ কিন্তু তারা যে মূল লড়াইয়ের সময় চুক্তি ভংগ করে এবং আক্রমণকারীদের সঙ্গে মিলিত 
হয়ে মদীনার সম জনতাকে কঠিন বিপদের মুখে ঠেলে দিচ্ছিল, এ মারাত্মক অপরাধের শান্তি হতে তারা কি 
করে বাঁচতে পারে! হযরত আলী (রাঃ)-র বাহিনী দেখে তার! মনে করছিল যে, তাদেরকে শুধু ভয় প্রদর্শনের 
উদ্দেশ্যেই পাঠানো হয়েছে। কিন্তু একটু পরেই রসূলে করীম (সঃ)-এর নেতৃত্বে যখন সমগ্র ইসলামী রাহিনী 
তথায় উপনীত হল এবং গোটা এলাকাকে পরিবেষ্টন করে নিল, তখন তাদের প্রাণ উড়ে গেল। অবরোধের 
তীব্রতা তারা দু'তিন সপ্তাহের অধিক কাল সহ্য করতে পারলো না। শেষ পর্যন্ত তারা নিম্নোক্ত শর্তে 
নিজেদেরকে রসূলে করীম (সঃ)-এর হাতে অর্পন করলঃ “আওস গোত্রের সরদার হযরত সা'আদ ইবনে মুয়ায 
(রাঃ) তাদের সম্পর্কে যে ফয়সালাই করে দিবেন, তা উভয় পক্ষ মেনে নেবে ।” 


হযরত সা'আদ (রাঃ)-কে তারা সালিস মেনেছিল এ আশায় যে, জাহেলীয়াতের যুগে আওস ও বনী কুরাইযার 
মধ্যে যে বন্ধুত্ব ও মিত্রতার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়েছিল, তিনি নিশ্চয়ই সে কথা মনে রাখবেন এবং সেদিকে 
খেয়াল রেখেই কথা বলবেন। আর ইতিপূর্বে বনু কায়নুকা ও বনী নযীর গোত্রদ্য়কে যে ভাবে মদীনা হতে চলে 
যেতে দেয়া হয়েছিল, অনুরূভাবে তাদেরকেও যেতে দেয়া হবে। আওস গোত্রের লোকেরাও হযরত সা'আদের 


নিকট মিত্র গোত্রের প্রতি উদার নীতি গ্রহণের জন্যে দাবী জানাচ্ছিল, কিন্তু হযরত সা'আদ একটু পূর্বেই দেখতে 
পেয়েছিলেন যে, মদীনা হতে যে দুটো গোত্রকে চলে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছিল, তারা কিভাবে 
চতুর্দিকের সমগ্র গোত্র-কবীলাকে উত্তেজিত কৰে দশ-বারো হাজার সৈন্যের এক বাহিনীসহ মদীনার উপর 
চড়াও হয়েছিল। উপরত্তু এই শেষ পর্যায়ের ইহুদী কবীলা বহিরাক্রমণের কঠিণ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করে 
মদীনাবাসীদেরকে ধ্বংস করে দেয়ার ব্যবস্থা করেছিল, হযরত সা'আদ তাও ভুলতে পারেননি । এসব কারণেই 
তিনি ফয়সালা করে দিলেন যে, বনী কুরাইযার সকল পুরুযকে হত্য করা হবে, নারী ও শিশুদেরকে দাস করে 
নেয়া হবে এবং তাদের যাবতীয় ধন সম্পত্তি মুসলমানদের মধ্যে বন্টন করে দেয়া হবে। এ ফয়সালাকে কার্যকর 
করা হল। মুসলমানগণ যখন বনী কুরাইযার মূল ভুখন্ডে প্রবেশ করলেন তখন জানা গেল যে, বিগত পরিখা 
যুদ্ধে অংশগ্রহণের জন্যে এ বিশ্বাস ঘাতকরা ১৫শ তরবারি, তিনশ বম: দু'হাজার বল্পম এবং ১৫শ ঢাল সং 
করে নিয়েছিল। আল্লাহ যদি মুসলমানদের সহায়তা না করতেন, তাহলে যে সময় মোশরেকরা চূড়ান্তভাবে 
পরিখা অতিক্রম করে বসতো, ঠিক সে মুহুর্তে পিছন দিক হতে আক্রমণ করার জন্য এসব অস্ত্রশন্ত্র ব্যবহৃত 
হত। এ কথা জেনে নেবার পর বনী কুরাইযা সম্পর্কে. হযরত সা'আদের ফয়সালার যথার্ততায় এক বিন্দু 
সন্দেহের অবকাশ থাকতে পরে না। 


সমাজ সংক্কারমূলক কার্যাবলী 


ওহুদ ও আহযাব এই দুই যুদ্ধের মাঝখানে দু'বছরের ব্যবধান ছিল। এ মধ্যবর্তী সময় ছিল অত্যন্ত হাংগামার 
সময়। এ জন্যে নবী করীম (সঃ) এবং সাহাবা-এ-কেরাম এ সময় একদিনের জন্যেও শান্তি, নিশ্চয়তা ও 
নিরাপত্তা লাভ করতে পারেননি । কিন্তু এ গোটা সময়েও নবতর মুসলিম সমাজ সংগঠন এবং সঠিক ভাবে 
জীবনকে সংশোধন করার কাজ নিরন্তর চলছিল । এ সময়ই মুসলমানদের বিবাহ-তালাক সম্পর্কিত বিধি-বিধান 
প্রায় সম্পূর্ণ রূপ লাভ করে। মীরাসী আইন প্রণয়ন করা হয় , শরাব ও জুয়াকে হারাম ঘোষণা করা হয়, জীবন 
ও জীবিকার অন্যতর ক্ষেত্রের বহুবিধ নতুন বিধান প্রণয়ন এবং কার্যকর করা হয়। 


রর 


০৫০১৫ 


প্র 


COS KR 


সেজে এ, Sn a Sus Se ff: 


সস 


| 
6 
[-) 


টির 


রা 


HG Cn nl HC 


সে 


পাগলে SC Ros FED PO ESCO 


Lo) 
এ 
GJ 


রগ 


Sos Sn Sul, SC, S 
CL ROC 


CD 
i 


প্র 
সপ 


এ পর্যায়ে সবচেয়ে বড় সংশোধনযোগ্য সমস্যা ছিল পালক পুত্র বানাবার ব্যাপার । আরবের কোন লোক যাকে 
পালক পুত্র বানিয়ে নিত, তাকে সে একেবারে আপন ওঁরসজাত সন্তান মনে করতো । তাকে মীরাসের অংশ 
দেয়া হত, মুখ-ডাকা মা ও মৃখ-ডাকা বোন আপন সন্তান ও ভায়ের মতই সম্পর্ক রাখতো । যুখ-ডাকা পিতার 
কন্যার এবং এ পিতার মৃত্যুর পর তার বিধবা স্ত্রীর বিবাহ তার সঙ্গে তেমনি হারাম মনে কর! হত, যেমন আপন 
মা ও বোনের সংগে বিবাহ হারাম । মুখ-ডাক৷ পুত্র মরে গেলে কিংবা সে তার স্ত্রীকে তালাক দিলেও ঠিক 
অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হত । মুখ-ডাকা পিতার পক্ষে সেই স্ত্রী আপন পুত্রবধূর মতই নিষিদ্ধ হত। ফলে এ 
সব রসম-রেওয়াজের সঙ্গে প্রতি পদে পদে নিকাহ-তালাক ও মীরাস সংক্রান্ত যে সব আইনের সংঘর্ষ বেধে 
্্ট যেত, তা আল্লাহতা 'আলা সূরা আল বাকারা ও সূরা নিসায় পূর্বেই নির্ধারিত করেছেন। আইনের দৃষ্টিতে প্রকৃত 
| . পক্ষে যারা মীরাসের উত্তরাধিকারী হত, এ রসম তাদেরকে বঞ্চিত করে এমন ব্যক্তিকে অংশ দান করতো, যারা 
আদৌ কোন মীরাসের অধিকারী ছিল না । যে সব নারী-পুরুষের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন হালাল ছিল, এ রসম 
তাদের পরস্পরের মধ্যে বিবাহ হারাম করে দিত। আর সর্বোপরি ইসলামী আইনে যে সব নৈতিক 
চরিত্রহীনতাকে বন্ধ করতে চাইত, এ রসম তাদের ব্যাপক বিস্তারলাভে সাহায্য করতো । কেননা, রসম হিসাবে 
মুখ-ডাকা আত্মীয়তার যতই পবিত্রতার ভাব-ধারায় সৃষ্টি করা হোক না কেন মুখ-ডাকা মা-বোন ও কন্যা প্রকৃত 
মা-বোন ও কন্যার মতো কিছুতেই হতে পারে না! এ কৃত্রিম আত্মীয়তার রসমী পবিত্রতার উপর নির্ভর করে নর- 
নারীর মধ্যে যখন প্রকৃত আত্মীয়দের ন্যায় অবাধে মেলা-মেশার সুযোগ দেয়া হয়, তখন তারা নানাবিধ 
মারাত্মক পরিণাম সৃষ্টি না করে পারে না। এ সব কারণে ইসলামের বিবাহ-তালাক ও উত্তরাধিকার সংক্রান্ত 
আইন এবং জ্রেনা হারাম হওয়া, আইনের দৃষ্টিতে পালকপুত্রকে প্রকৃত সন্তানের মত মনে করার ভ্রান্তি চিরতরে 
দূর করে দেয়া একান্ত আবশ্যক ছিল। 


কিন্তু মুখ-ডাকা আত্মীয়তা কোন প্রকৃত আত্মীয়তা নয়- আইনগত হুকুম হিসেবে কেবল এতটুকু কথা বলে 
দিলেই এতবড় একটা ভ্রান্তি কিছুতেই দূরীভূত হয়ে যেত না। শতান্দীকালের পুঞ্জীভূত সংস্কার নিছক একটা 
কথা দ্বারা বদলে দেয়া যায় না। একটা আইন হিসেবে লোকেরা এ মেনে নিলেও মুখ-ডাকা মা ও পুত্রের মধ্যে 
মুখ-ডাকা ভাই ও ভগ্মির মধ্যে, ম্বখ-ডাকা পিতা ও কন্যার মধ্যে, মুখ-ডাকা শ্বশুর ও পুত্রবধূর মধ্যে বৈবাহিক 
সম্পর্ক স্থাপনকে লোকেরা ঘৃণার চক্ষেই দেখতো। অথচ তাদের পরস্পরের মধ্যে অবাধ মেলা-মেশার কিছু না 
‘কিছু নিয়ম অবশিষ্ট থেকেই যেত । এ কারণে কার্যত বদ-রসম ভংগ করা একান্ত আবশ্যক ছিল। আবশ্যক ছিল 
যে, স্বয়ং নবী করীম (সেঃ)-ই কার্যতঃ এই বদ-রসমকে ভেঙে চূর্ণ করে দেবেন। কেন না, যে কাজ স্বয়ং রসূলে 
করীম (সঃ) করবেন, আল্লাহর নির্দেশ অনুযায়ীই করবেন, সে কাজ সম্পর্কে কোন মুসলমানের মনেই একবিন্দু 
ঘৃণাবোধ বর্তমান থাকতে পারে না। এ পরিপ্রেক্ষিতে আহযাব যুদ্ধের কিছুকাল পূর্বে নবী করীম (সঃ) কে স্বীয় 
মুখ-ডাকা পুত্র যায়েদ ইবনে হারেসের পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করার নির্দেশ আল্লাহর তরফ হতে দেয়া হয়। 
তিনি এ হুকুম পালন করেন বনী কুরাইযা অবরোধের সময় (সম্ভবত তার ইন্দৎ শেষ হওয়ার জন্যে অপেক্ষা এবং 
সামরিক ব্যস্ততার কারণে এ কাজে বিলম্ব হয়ে গিয়েছিল)। 


যয়নব(রাঃ) এর বিবাহ সম্পর্কে অপপ্রচারের প্রাবণ 


এ বিবাহ সম্পন্ন হবার পর পরই রসূলে করীম সেঃ)-এর বিরুদ্ধে বিরূপ প্রচার-প্রোপাগান্ডার এক আকস্মিক 
প্রাবণ সৃষ্টি হয়। মোশরেক, মুনাফেক ও ইহুদী সকলেই রসূল (সঃ)-এর উর্পযুপরি সাফল্যের কারণে ক্রোধ ও 
£5 আক্রোশের আগুনে জবলে-পুড়ে মরছিল। ওহুদের পর আহযাব ও বনী কুরাইযা পর্যন্ত দু'বছরের মধ্যে তারা 
ara ইস তই 


a Pa WS a0 সস RS oR সহ GP al Hn 20 Sul ol 


মত 


স85217452717128747874215408241717101087452 15247 741710471715858785 5000 5782478547821 


রগ 


GO PG a0 


০] 


0 
2 


গস 


১০৮০৪০১৪০০৭ 


BABY 


Gn Ses SE 


‘D 


পরে 


যেভাবে আঘাতের পর আঘাত খাচ্ছিল, তার ফলে তাদের অন্তরের মধ্যে প্রতিহিংসার আগুন জুলছিল। প্রকাশ্য 
ময়দানে লড়াই করে রসূল (সঃ)-কে পরাজিত করতে পারবে, এমন কোন আশা-ভরসা তাদের ছিল না। তারা 
এ হতে নিরাশ হয়ে গিয়েছিল । এ কারণে তারা রসূলে করীম (সঃ)-এর এ বিবাহের ব্যাপারটিকে নিজেদের 
জন্যে আল্লাহ-প্রদত্ত একটা সুযোগ মনে করলো এবং মনে করলো যে, তারা হযরতের প্রতিপত্তি ও সাফল্য 
লাভের মূল উৎস যে নৈতিক প্রাধান্য তা এখন খতম করে দিতে পারবে । তাই তারা কল্পিত কাহিনী প্রচার 
করতে লাগলো যে, মুহাম্মদ (সঃ) (নাউযুবিল্লাহ) পুত্র-বধূকে দেখে আসক্ত হয়ে পড়েছেন। পুত্র এ প্রণয় ও 
আসক্তির কথা জানতে পেরে নিজ স্ত্রীকে তালাক দিল এবং পিতা তার বধুকে বিবাহ করে নিল। অথচ এ সম্পূর্ণ 
মিথ্যা কথা । হযরত যয়নব নবী করীম (সঃ)-এর ফুফাতো ভগ্নি ছিলেন। শৈশব হতে যৌবনকাল পর্যন্ত তার 
সমস্ত জীবন রসূলে করীম (সঃ)-এর সম্মুখে অতিবাহিত হয়েছে। কোন এক সময় তাকে দেখে তার প্রতি আসক্ত 
হওয়ার কোন প্রশ্রই উঠতে পারে না। তা ছাড়া রসূল (সঃ) স্বয়ং বার বার বলে কয়ে হযরত যায়েদ (রাঃ)-এর 
সঙ্গে তার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন। 


কুরাইশ বংশের অভিজাত ঘরের একজন মেয়েকে এক মুক্ত গোলামের সঙ্গে বিবাহ দিতে সমগ্র পরিবারটিই 
সম্পূর্ণ নারাজ ছিল । হযরত যয়নব নিজেও এই বিবাহে অসন্তুষ্ট ছিলেন । কিন্তু নবী করীম (সঃ)-এর নির্দেশে 
সকলেই রাজী হতে বাধ্য হলেন । অতঃপর হযরত যায়েদ (রাঃ)-এর সঙ্গে তার বিবাহ সম্পন্ন করে সমগ্র আরবে 
এ দৃষ্টান্ত তুলে ধরলেন যে, ইসলাম একজন মুক্ত গোলামকে উপরে তুলে মনিবদের সমপর্যায়ে নিয়ে এসেছে। 
নবী করীম (সঃ)-এর কোন আকর্ষণ যদি হযরত যয়নবের প্রতি বাস্তবিকই থাকতো, তাহলে যায়েদ ইবনে 
হারেসের সঙ্গে তাকে বিবাহ দেওয়ার কোনই প্রয়োজন ছিলনা । তিনি নিজেই তা করতে পারতেন। কিন্তু নির্লজ্জ 
ঝাল মিশিয়ে চতুর্দিকে প্রচার করে দিল। এ মিথ্যা প্রচারণার শিংগা এত প্রবল ও ব্যাপকভাবে ফুকলো৷ যে, 
মুসলমানদের মধ্যেও তাদের এ মনগড়া কল্পিত কাহিনী ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো । 


পর্দার প্রাথমিক বিধান 


শত্রুদের মনগড়া প্রেমকাহিনী মুসলমানদের মুখেও প্রচারিত হওয়ায় এ কথা স্পষ্টভাবে প্রমানিত হচ্ছিল যে, 
সমাজের মধ্যে যৌন উত্তেজনা, লালসা ও কলুষপূর্ণ ভাবধারা অস্বাভাবিক মাত্রায় বেশী হয়ে উঠেছে। অন্যথায় 
রসূল (সঃ)-এর ন্যায় পবিত্র ও মহান ব্যক্তি সম্পর্কে এমন ধারার তিত্তিহীণ ও অশ্লীল মনগড়া কাহিনীর প্রতি 
সমাজের কোন লোকের পক্ষে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করাও সম্ভব হতনা, সুখে মুখে উচ্চারিত হওয়া তো দূরের কথা । 
ঠিক এটাই ছিল পর্দা সংক্রান্ত সংশোধন মূলক আইন-বিধানকে ইসলামী সমাজে প্রাথমিক ভাবে জারী করার 
উপযুক্ত সময় । আর এ সূরা দ্বারাই এ বিধান জারী করার সূচনা করা হয়। এবং এর এক বছর পর সূরা 'নূর' 
নাযিল করে এর পরিসমাপ্তি ঘটানো হয় ! আর এ ছিল হযরত আয়েশা (রাঃ)-র উপর মিথ্যা দোযারোপের এক 
বিরাট ফেতনার সময় (সূরা নূর-এর ভুমিকা দ্রষ্টব্য) । 


রসূলে করীম (সঃ)-এর পারিবারিক জীবন 


এ সময় আরো দুটো বিষয় মীমাংসার অপেক্ষায় ছিল। যদিও বাহ্যত তার সম্পর্ক ছিল রসূলে করীম (সঃ)-এর 
_ পারিবারিক জীবনের সঙ্গে । কিন্তু যে মহান সত্তার জান-প্রাণ আল্াহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টায় একান্তভাবে, 
নিয়োজিত নিরন্তর সেই চেষ্টায়ই মশগুল তীর পারিবারিক জীবণে শান্তি ও স্বস্তি স্থাপন, তাকে সকল প্রকার 


১০৯১১৯১২২১১: 


CSC OSC SO OSCE KI HC HE I TRE 


PE 


CY i HC iC HS 


বি 


নট 


COIL 


OO SS SC HC 


এপ 
৯০ 


চান 


সিন ০ 


2 


৮৬] 


SO 


CO 


সন 


বত 
অশান্তি ও তিক্ততা হতে মুক্ত রাখা এবং লোকদের সন্দেহ-সংশয় হতেও তাকে রক্ষা করা যেন দ্বীন ইসলামেরই 
একটি জরুরী ব্যাপার ছিল। এ কারণে আল্লাহতা'আলা সরাসরিভাবে এই দুটো বিষয়কে নিজ ব্যবস্থাধীন করে 


নেন। 


প্রথম সমস্যা ছিল এই যে, এ সময় রসূলে করীম (সঃ) অত্যন্ত আর্থিক অভাব-অনটনের সম্মুখীন হয়েছিলেন । 
প্রাথমিক চার বছর পর্যন্ত তো তার জীবিকা নির্বাহের কোন ব্যাবস্থাই ছিল না। ৪র্থ হিজরী সনে বনী নবীর 
গোত্রকে বহিষ্কার করণের পর তাদের পরিত্যক্ত জমি-ক্ষেতের একটা অংশ আল্লাহর নির্দেশ মুতাবেকই তার 
প্রয়োজন পুরণার্থে নির্দিষ্ট করে দেয়া হল। কিন্ত তা তার সংসারের প্রয়োজন পুরণে মোটেই যথেষ্ট ছিল না। 
এদিকে নবৃয়্যতের দায়-দায়িত্ব ও কর্তব্য এত বিরাট ও ব্যাপক ছিল যে, তা তার দেহ, মন ও মগজের সমগ্র 
শক্তি এবং তার প্রতিমুহ্র্ত সময় সম্পূর্ণ শুষে নিচ্ছিল। ফলে তিনি স্বীয় জীবিকার জন্যে একমৃহূর্ত চিন্তা বা চেষ্টা 
করার অবকাশ পেতেন না। এরূপ অবস্থায় তার পবিত্রা স্ত্রীগণ অর্থাভাবের দরুন তার মনের সাস্তুনায় ব্যাঘাত 
ঘটাতেন, তখন তার মনের উপর দ্বিগুণ দুর্বহ বোঝা চেপে বসতো । 


আর দ্বিতীয় সমস্যা এই ছিল যে, হযরত যয়নবের সঙ্গে বিবাহ হওয়ার পূর্বে রসূলে করীম (সঃ)-এর চারজন স্ত্রী . 
বর্তমান ছিলেন। তারা হচ্ছেন হযরত সাওদা, হযরত আয়েশা, হযরত হাফসা ও হযরত উম্মে সালমা (রাঃ) । 
উম্মুল মু'মেনীন হযরত যয়নব ছিলেন রসূলে করীম (সঃ)-এর পঞ্চম স্ত্রী। এ অবস্থায় বিরোধী দল এক কঠিন 
প্রশ্ন উ্থাপন করে এবং মুসলমান জন সাধারণের মনেও তার দরুন নানাবিধ সন্দেহ-সংশয়ের উদ্রেক হতে 
থাকে । তা এই যে, অপরের জন্যে তো এক সময় চারজনের অধিক স্ত্রী গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে,কিত্তু রসূল 
(সঃ) নিজে পঞ্চম স্ত্রী গ্রহণ করলেন এ কিরূপে সম্ভব হল? 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


সূরা আহযাব নাযিল হওয়ার সময় ঠিক এ সব সমস্যাই প্রকট হয়ে দেখা দিয়েছিল এবং এ সূরায় এসব 
বিষয়েরই কথা বলা হয়েছে। 


সূরার আলোচ্য বিষয়বস্তু ও পটভূমির প্রতি দৃষ্টি রাখলে পরিষ্কার মনে হয় যে, এ সম্পূর্ণ সূরাটা একটা মাত্র ভাষণ 
নয় এবং একই সময় সম্পূর্ণ নাযিল হওয়া সূরাও এ নয়। বরং এ বহুবিধ আইন-বিধান, ফরমান ও ভাষনের 
সমন্বয়, যা সেকালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার পরিপ্রেক্ষিতে একের পর এক নাযিল হয়েছিল এবং পরে সব 
কিছু একত্রিত করে একটা পূর্ণ সূরার রূপ দান করা হয়েছে। 


৮০৮০৫ 


SES 


jn ot 


ঢের হত 


তির 


টগর 


একঃ এ সূরার প্রথম রূক্‌' আহযাব যুদ্ধ সংঘটিত হওয়ার কিছুকাল পূর্বে নাযিল হয়েছে বলে মনে হয়। 
এঁতিহাসিক পটভূমি সম্মুখে রেখে বিচার করলে এ কুকু' পাঠের সময় সুস্পষ্ট মনে হয় যে, এ অংশটুকু নাযিল 
হওয়ার পূর্বে হযরত যায়েদ হযরত যয়নবকে তালাক দিয়েছিলেন। নবী করীম (সঃ) পালকপুত্র সম্পর্কিত 
জাহেলিয়াতের পুণ্তিভূত অমূলক ধারণা ও বদ-রসম খতম করে দেয়ার প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। তিনি 
স্পষ্ট মনে করছিলেন যে, মুখ-ডাকা আত্মীয়দের সম্পর্কে লোকেরা নিছক আবেগ ও উচ্ছাস বশত যে ধরনের 
নাজুক ও গতীর ধারণা পোষণ করে, যতক্ষণ তিনি নিজে অগ্রসর হয়ে এ বদ-রসমকে খতম করে না দেবেন, 
ততক্ষণ তা দূর হতে পারে লা। কিন্তু তিনি এ ব্যাপারে কিংকর্তব্যবিমূঢ় ছিলেন, অগ্রসর হতেও দ্বিধা-সংকোচ 
করছিলেন। স্পষ্ট মনে করছিলেন যে, তিনি নিজেই যদি এখন যায়েদের পরিত্্তা স্ত্রীকে বিবাহ করেন, তবে | 


০ 
RRR a Sn RR SR SCR SR CR SR RR SC সস সস SRR SR SR SR RS 


ৃ 
টু 
! 
: 


সস 


সূরা আল-আহ্যাব ৩৩ ১৮৭ পারা ২১ 
রর ০6-০56-54-5582554-56-0555555-6---5---ত- হর 
৪ 0 
বু 
ছু 
ন] মূনাফেক, ইহুদী ও মোশরেক লোকেরা ইসলামের বিরুদ্ধে এক বিরাট অপ্রপ্রচারের তুফান সৃষ্টি করার সুযোগ te 
পাবে। তারাতো পূর্ব হতেই এজন্যে ওৎপেতে বসে আছে। এর দ্বারা তাদের নিকট একটা হাতিয়ার তুলে দেয়া 
হবে। ঠিক এ পরিপ্রেক্ষিতে প্রথম রুকু'র আয়াত সমূহ নাযিল হয়েছে। চি 

দুইঃ দ্বিতীয় ও তৃতীয় রুকুতে আহযাব ও বনী কুরাইযার যুদ্ধ সম্পর্কে পর্যালোচনা করা হয়েছে। এ স্পষ্ট প্রমাণ 
করে যে, এ রূকু'দয় উক্ত যুদ্ধদ্বয়ের পরে নাযিল হয়েছে। 


OG SC 


Cy 


CS RC i HEC 


সে 


সি2৯22৯ 


ডে, 


তিন ঃ চতুর্থ রুকু'র শুরু হতে ৩৫ আয়াত পর্যন্ত দুটো বিষয়ের আলোচনা হয়েছে । প্রথমাংশে নবী করীম (সঃ)- 
এর স্ত্রীগণকে -যারা অভাব-অনটনের সময় প্রায় অস্থির হয়ে উঠেছিলেন- আল্লাহতা'আলা সতর্ক করে দিয়ে, 
বলেছেন যে, দুনিয়ার আনন্দ-স্ফৃর্তি ,সৌন্দর্য, চাকচিক্য আল্লাহ, রসূল ও পরকালীন সুখ-শান্তি এই দুটোর যে 
কোন একটিকে বাছাই করে নাও। প্রথম প্রকারের জিনিস পেতে চাইলে পরিষ্কার বলে দাও, একদিনের জন্যেও 
তোমাদেরকে এ অভাব অনটনে নিমজ্জিত রাখা হবে না; বরং খুশীর সাথে তোমাদেরকে বিদায় করে দেয়া 
হবে। আর দ্বিতীয় পর্যায়ের জিনিস চাইলে ধৈর্যসহকারে আল্লাহ ও তার রসূলের সাথী হতে হবে। 


So SG SG St 


SCC) 


০০০০ 


দ্বিতীয় অংশে সমাজ সংশোধনের সে সব দিকে প্রথম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, ইসলামের ভাবধারা পরিপূর্ণ 
মন-মগজ নিজ হতেই যার প্রয়োজন বোধ করছিল। এ প্রসংগে সংশোধনের প্রচেষ্টা স্বয়ং রসূলে করমি (সঃ)- 
এর ঘর হতে শুরু করা হয়েছে এবং মহান স্ত্রীদের নির্দেশ দেয়া হয়েছে যে, জাহেলী যুগের যাবতীয় অশ্লীলতা 
পরিহার কর, সম্মান, মর্যাদা ও গান্তীর্যসহকারে নিজেদের ঘরে অবস্থান করতে থাকো, ভিন্‌ পুরুষের সাথে 
কথাবার্তা বলার ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন কর। বস্তুতঃ এই ছিল পর্দা ব্যবস্থার সূচনা । 


সিস্ট 
OCC, Os OC DO. Om OY 


C Sa SC. Sn Say nt 


টে 


সিটে, 


চারঃ ৩৬ আয়াত হতে ৪৮ আয়াত পর্যন্ত হযরত যয়নব (রাঃ)-এর সঙ্গে নবী করীম (সঃ)-এর বিবাহ সম্পর্কে 
আলোচনা করা হয়েছে । এ বিবাহ সম্পর্কে বিরোধীদের পক্ষেহতে যে সব প্রশ্ন ও আপত্তি উত্থাপন করা হয়েছে, 
এখানে তার সর্বপ্রকার জবাব দেয়া, হয়েছে। অপর দিকে মুসলমানদের মনে যে সব সন্দেহ-সংশয় সৃষ্টির চেষ্টা 
হচ্ছিল, তা সবই বিদূরিত করা হয়েছে। নবী করীম (সঃ)-এর মর্যাদা, স্থান ও সন্মান সম্পর্কেও মুসলমানদেরকে 
অবহিত করা হয়েছে এবং স্বয়ং নবী করীম (সঃ)-কে কাফের ও মুনাফেকদের মিথ্যা প্রোপাগান্ডা ও অমূলক 
অপপ্রচারের মুকাবেলায় পূর্ণ ধৈর্য ও সহিষ্ণুতা অবলম্বন করার উপদেশ দেয়া হয়েছে। 


কে 


সস 


পাচঃ ৪৯ আয়াতে তালাক সংক্রান্ত আইনের একটা ধারার উল্লেখ করা হয়েছে। এ একটা একক আয়াত, পূর্বের 
ঘটনাবলীর প্রসংগে এ কোন এক সময় নাযিল হয়ে থাকবে। 


TBAB AD 


So aC, SC 0) 


J 


ছয়ঃ ৫০-৫২ আয়াতে নবী করীম (সঃ)-এর জন্যে বিবাহের বিশেষ বিধান বর্ণনা করা হয়েছে। এতে এ কথা 
‘স্পষ্ট করে বলা হয়েছে যে, বিবাহের ব্যাপারে সাধারণ মুসলমানদের উপর আরোপিত বহুসংখ্যক বিধি-নিষেধ 


Lal 


সস সস চস সস চন দন সনদ সরব সর রচিত সনসিন দির 


£8| হতে নবী করীম (সঃ) মুক্ত এবং তিনি তার উর্দ্ধে 

© 

র্‌ সাতঃ ৫৩-৫৫ আয়াতে সমাজ সংস্কারমূলক কাজে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করা হয় । এতে নিম্নলিখিত কয়েকটি 
্ বিধানের উল্লোখ করা হয়েছেঃ 
তত 

ই নবী করীম (সঃ)-এর ঘরে ভিন্‌ পুরুষের আনা-গোনা প্রসংগে বিধি-নিষেধ, সাক্ষাত, দাওয়াত ও আতিথেয়তার 
| নিয়ম-প্রণালী। নবী করীম (সঃ)-এর স্ত্রীদের সম্পর্কে এ আইন করা হয় যে, তাদের ঘরের মধ্যে কেবল তাদের ্ 
ta e 
র্‌ 


সস সই ১২১১১১১২০১১১০৯০২১১১১২১১১২০২৯৭১২১১২১১২১০১১১৬৭ 


শেপ ২ ভন ভু ₹ত বত হু হি হয ভব হত 


সা. সা. ০ রা 


নিকটাত্রীয়রাই যাতায়াত করতে পারবে । ভিন্‌ পুরুষদের কোন কথা বলার প্রয়োজন হলে কিংবা কোন জিনিস . 
চাইতে হলে পর্দার আড়ালে থেকেই তা বলবে বা চাইবে । নবীর স্ত্রীদের জন্যে এ হুকুমও তখন নাযিল হয় যে, 
তারা সাধারণ মুসলমানদের মায়ের মতো, মুনলামানদের জন্যে তারা চিরদিনের জন্য হারাম এবং নবীর" 
ইন্তেকালের পরও তাদের কারো সঙ্গে কোন মুসলমানের বিবাহ হতে পারবে না। 


আটঃ ৫৬-৫৭ আয়াতে নবী করীম (সঃ)-এর বিবাহ ও তার দাম্পত্য জীবন সম্পর্কে উত্থাপিত নানা কথার 
প্রতিবাদ এবং সে সম্পর্কে সাবধান বাণী উচ্চারণ করা হয়েছে ও ঈমানদার লোকদেরকে শত্রুদের এ দোষ 
প্রচার হতে নিজেদেরকে পবিত্র রাখতে এবং নবীর প্রতি দরুদ পাঠাতে আদেশ করা হয়েছে। এ সংগে এ কথাও 
বলা হয়েছে যে, নবী তো দূরের কথা , সাধারণ মুসলমানদের উপর অপবাদ লাগানো- মিথ্যা দোযারোপ করা 
হতেও ঈমানদার লোকদের দূরে সরে থাকা আবশ্যক । 


তে 
9 


এ, 
০৫ 


id 


Oat, CS Sate BG SC 


এ 
০ 


৫০ 


সচল 


৫৫ 


নয়ঃ ৫৯ আয়াতে সমাজ সংক্কারমূলক কাজে তৃতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এতে সকল মুসলমান নারীকে 
আদেশ করা হয়েছে যে, তারা ঘরের বাইরে গেলে যেন চাদর দ্বারা নিজেকে পূর্ণমাত্রায় আবৃত ও আচ্ছাদিত করে 
এবং ঘোমটা দিয়ে মুখ ঢেকে বের হয়। 


এর পর সূরার শেষ পর্যন্ত মূনাফেক, নীচ ও হীনমনা লোকদের শুরু করা গোপন প্রচার অভিযান 
(whispering campaign) সম্পর্কে তীব্র প্রতিবাদ ও শাসনবাণী উচ্চারণ করা হয়েছে। 


8:০0) 


0 3 J এ 


খর এ 


টি) 


C0 St 


CS acs Se Sn aC 


SC 


(0 SC, Sas SH, SHG SH SC 


J Se SoG 


1৮28 


8) 


চস 


৮০৮০০৮০৪০৫৮ 


ডি, 


x 


৫ 


Jat Jat, Si StS 


১২১ | 


CCID 
১টি, 


Ba Bal, 


6০০৫ পাঠা 2৫ | যা 
৭ ৩4 (৭ ১৩৫১৩০০১1০৯ £95 (৮ ০৬০ 


নয় তার রুকু (সংখ্যা) মাদানী আল আহযাব সূরা (৩৩) ০০ 


oz Pd 


a a Sa 0299202002020 রঃ 


157) ৫ পাঠ 
05৩5 


মুনাফেকদেরকে আর 
(না) 


৫» 


ওহী করা 


১৪০০৫ 


১১ 


রে হলেন 7 তোমার রবের পক্ষ হতে 


7 ৫ 2162 
+%? sh : 5 ৫ BS 
উপর 


আল্লাহই যথেষ্ট এবং 


EOE গার 


টস 


১০০০০০০১০০০ 


এবং তার বক্ষ-পিঞ্জরের মধ্যে 


CHR) 
LD 


সস 


রগ 


5% 


Se হে নবী। আল্লাহকে ভয় কর এবং কাফের ও মুনাফেকদের আনুগত্য করোনা, প্রকৃত পক্ষে সকল জ্ঞান ও 
বুদ্ধির মালিক তো আল্লাহতা'আলাই! 

২. তুমি সে কথা মেনে চল, যার ইশারা তোমার রবের নিকট হতে তোমাকে করা হচ্ছে। তোমরা যা কিছু কর, 
সে সবকিছু সম্পর্কেই আল্লাহতা'আলা পূর্ণ খবর রাখেন। 

৩. আল্লাহর উপর ভরসা কর, দায়িত্বশীল হওয়ার জন্যে আল্লাহতা'আলাই যথেষ্ট । 

৪. আল্লাহ কোন ব্যক্তির বক্ষ পিঞ্জারে দুটি দিল রাখেননি। তিনি তোমাদের সেই স্ত্রীদেরকে তোমাদের মা 


বানিয়ে দেননি, যাদের সাথে তোমরা 'যেহার'১ কর। 


৯৫৯৫০৫০০৫৪৫ Oat, eC 0, SC Sa SC 


১, 25858585585 করা। 


ও ক জিও 2 
৮১ 


EFS SCANS LAN এপপট/ 24৫ 24 ১৫ add Me 

৮০9 টি 764 CA ৫০ 51 
তোমাদের এটা তোমাদের (প্রকৃত) তোমাদের মুখডাকা (আল্লাহ) না আর | 

(মুখে বলা)কথা পুত্ৰ বানিয়েছে রি 
পা এ ৫) পা পাটি তত পি 

Ox GM: ৬১ 2 ৩০ 


রা 
ন্যায় 


Lo) 


টি. 


(৮০০০৪৮৮০০৮০) 


G hCG re fa 


এক, 
ban: 


৮০৫০৫) 


০9০0, 


স্ব 


৮ 
8 
Lo) 
|) 
B 


প্র 


তিলে 
80, 


তোমাদের মুখ-ডাকা পুত্রদেরকেও তিনি তোমাদের প্রকৃত পুত্র বানিয়ে দেননি। এ তোমাদের মুখে বলা কথা মাত্র; 
কিন্তু আল্লাহ সে কথাই বলেন, যা প্রকৃত সত্যের উপর প্রতিষ্টিত। এবং তিনিই সঠিক পথ দেখিয়ে থাকেন। 
৫. মুখ-ডাকা পুত্রদেরকে তাদের পিতার সাথে সম্পর্ক-সূত্রে ডাক, ইহা আল্লাহর নিকট অধিক ইনসাফের কথা। 
আর তাদের পিতা কে তা যদি তোমরা না জানো, তবে তারা তোমাদের দ্বীনী ভাই এবং সাথী। না জেনে 
তোমরা যে কথা বল, সে জন্যে তোমাদের কোন অপরাধ ধর্তব্য নয়; কিন্তু সে কথা নিশ্চয় ধর্তব্য যার ইচ্ছা 
তোমরা অন্তরে পোষণ কর ! আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। 


22৮ 


টস 


সিনা 


এ Sn Sas Sal Sas Hs I, 


SG SC Sats Sac ace dacs 


৫ 
১৯১১৪২১২২১৪ ১১১১১১১১১২১ 


সূরা আল-আহযাব ৩৩ ১৯১ পারা ২১ 


CSOT OTTO 

টী but 4 

a 2 227 2 2 2292 2d 2 C4 Me 

গু Ed os ৮) 

০ SANE 35 ০৮1 টু 

তাদের নিজেদের অপেক্ষা মুমিনদের কাছে ২ নবীই fe 

টি i (J 
1১৫ ১৪১৮ 7 37123 12৩ 222162? FN 
95 ven 20৩9) চিঠা ও ১৫ হী 2 
অধিক তাদের পরম্পরে নিকট আত্মীয় স্বজনরা এবং তাদেরমাতা তারন্ত্রীগণ এবং 


এটা আছে উত্তন কিছু তোমাদের (এসব) সাথে €চাও যদি) (এটা) 


(করতে পার) বন্ধুদের ৃ্‌ 
6 195৬০ ~~ | 


2)5 2৮ 
লিখিত কিতাবের মধ্ো 


GGG GOR OO GC i সদা RCS 


১/০/১১/০৪০৫৭ 


নটি 


৬. নিশ্চয়ই নবী তো ঈমানদার লোকদের কাছে তাদের নিজেদের অপেক্ষাও অগ্রাধিকার পাবার যোগ্য । এবং 
নবীর স্ত্রীরা তাদের মা; এবং আল্লাহর কিতাব অনুযায়ী, আত্বীয়-স্বজন(মু'মিন হলে) সাধারণ ঈমানদার ও 
মুহাজিদদের অপেক্ষা পরস্পরের প্রতি অধিক হকদার । অবশ্য তোমরা তোমাদের বন্ধু ও সাথীদের সাথে কোন 
ভাল ব্যবহার (করতে চাইলে তা) করতে পার; এই হুকুম আল্লাহর কিতাবে লিখিত রয়েছে৷ 


টিন 


পটে 


সস 


হত 
a) 


টন সব টস সনদ সংসদ টি সিটি সিসি 


SE 


রর : 
৫ ie 
৫ ee 
চি 


Fe 
te ১২১৯১২১১১১১ 


|! 


সুরা আল-আহযাব ৩৩ ১৯২ পারা ২১ 


26:226555558557155567075-555-5-6555555-256-5-5-85-55555755542552-5-6---5----2- 
০ 


শিরিন 


hd 22.4 dae 222 
+ ্ শন 
OEE EEE 5 


আমরা নিয়ে এবং 


(জা 


৫৩ ১ তা্টি 


৫৮4 
(৬) PAE তো 


6 
বড়ক্টদায়ক শান্তি 


CC CR CC 


৭. এবং (হে নবী!) স্বরণ রেখো সেই ওয়াদা ও প্রতিশ্রুতি যা আমরা সকল নবীর নিকট হতেই গ্রহণ করেছি- 
তোমার নিকট হতেও; নূহ, ইবরাহীম, মূসা ও মরিয়ম-পুত্র ঈসার নিকট হতেও । এদের সকলের নিকট হতেই 
আমরা খুব পাকা প্রতিশ্রুতি গ্রহণ করেছি। . 
৮. যেন সৎ লোকদের নিকট তাদের সততা সম্পর্কে (তাদের রব) জিজ্ঞাসা করেন এবং কাফেরদের জন্যে তো 
তিনি অত্যন্ত কষ্টদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। 


২, এই আয়াতে আল্লাহতা'আলা নবী করীমকে (সঃ) এই কথা স্বরণ করিয়ে দেন যে, সমস্ত নবীদের (আঃ) 
মতো তার কাছ থেকেও আল্লাহতা*আলা দৃঢ় প্রতিশ্রতি গ্রহণ করেছেন যা কঠোর ভাবে পালন করা তার . 
কর্তব্য। উপর থেকে ক্রমাগত চলে আসা বাক্যধারা অনুধাবন করলে পরিষ্কার রূপে বুঝা যায় এর অর্থ এই 
প্রতিশ্রুতি যে, পয়গন্থর আল্লাহতা'আলার প্রতিটি হুকুম নিজে পালন করবেন ও অন্যদের দ্বারা পালন 
করাবেন। আল্লাহর কথা কিছুমাত্র কম-বেশী না করে মানুষের কাছে পৌছে দেবেন ও সে কথাগুলো কার্যে 
রূপায়িত করার ব্যাপারে চেষ্টা-সংগ্রামে কোন ক্রটি ও দ্বিধা করবেন না। পবিত্র কুরআনে বিভিন্ন জায়গায় 
এই প্রতিশ্রতির উল্লেখ করা হয়েছে। যথা- সূরা বাকারা আয়াত ৮৩, আলে-ইমরাণ আয়াত ১৮৭, মায়েদা 
আয়াত ৭, আল-আরাফ আয়াত ১৭১. ১৭৯, শু'আরা আয়াত ১৩। 


CO SC গস HC 


oe 
৫8 


5 


হত 
0) 


তেরি 


oa 


CS 


Pn RS SR SRR SRR RR SARS SOR RSS SOR SRR RC RR RR SR SO ORR RR St 


আল-আহ্যাব ৩৩ ১৯৩ পারা ২১ 


কর 
4 
[ভা 

আমরা তখন তোমাদের (উপ্‌র 

প্রেরণ করেছিলাম ৮৮] 


সৈন্যবাহিনী 
EE G3 A BAN, 2 1৫ পা 2লাতে 
ORS ১৩০ শু 20 56 3 50859 
খুবদৃষ্টিমান তোমরা কর এ ৰিধয়ে আল্লাহ হলেন এবং 
যা 


তু নী $ ৮ 2624 
০৭ ৩5 5 ভিডি ৩৪ SHE 
নিম হতে ও তোমাদের উচ্চ হতে তোমাদের বিরুদ্ধে 
(অঞ্চল) তারা এসেছিল 


এব 
কষ্ঠসমূহে 


রণ 


১] 5 


নিস সে 


2 রণ > 
ক 

পা 

তোমাদের হতে 


রি ররর 


ণসমূহ পৌছে ও দৃষ্টিশক্তিসমূহ 


3 Gk Gn BE 5651 AL 


মু'মিনদেরকে পরীক্ষা করা 
ভখনই নানাবিধ ধারণা আল্লাহ সম্পর্কে 


এবং 


CSO Oe 


OLS ৯0) 
ভীষনভাবে প্রকম্পণ 


CCS 


রুকু-২ 

৯. হে ঈমানদাররা৩, স্বরণ কর আল্লাহর অনুগ্রহ, যা তিনি (এইমাত্র) তোমাদের প্রতি দেখিয়েছেন, যখন শক্র 
সৈন্যবাহিনী তোমাদের উপর চড়াও হয়ে এসেছিল। তখন আমরা তাদের উপর এক প্রবল ঝটিকা 
পাঠিয়েছিলাম এবং এমন সৈন্যবাহিনী প্রেরণ করলাম যা তোমাদের গোচরীভূত হতনা । আল্লাহ সবকিছুই 
দেখছিলেন যা তোমীরা তখন করছিলে। 

১০. যখন শক্ররা উপর হতে ও নীচ হতে তোমাদের উপর চড়াও হয়ে আসল, যখন ভয়ের কারণে চক্ষু পাথর 
হয়ে গেল, কলিজা উপড়ে মুখে আসল এবং তোমরা আল্লাহ সম্পর্কে নানা প্রকারের ধারণা করতে শুরু করলে, 

১১. তখন ঈমানদার লোকদেরকে যথেষ্ট রকম পরীক্ষা করা হল এবং সাংঘাতিকভাবে কাঁপিয়ে দেয়া হল। 


সদ 


রসি 


১4042 


প্রসেস 


এখান থেকে ২৭ আয়াত পর্যন্ত 'আহ্যাব' এর যুদ্ধ ও “বনী কুরাইযা" যুদ্ধের উল্লেখ করা হয়েছে। 


চে 


SD 


: 
1 
fp 


৮৫2৮ 
৬ 
ম্মাসরিবের 


(অর্থাৎ মদীনার) 


রা 


Saf, Sa Sac SC Sar, SG SG, 


oH Ie 18 


১২. স্বরণ কর সেই সময়ের কথা, যখন মুনাফেক এবং সে সব লোক যাদের দিলে রোগ ছিল, পরিষ্কার ভাবে 
বলছিল যে, আল্লাহ এবং তার রসূল আমাদের নিকট যে ওয়াদা করেছিলেন তা ধোঁকা ও প্রতারণা ছাড়া আর 
কিছুনা। i 

১৩. তাদের একদল যখন বলল,“হে ইয়াসরেববাসী, এখন তোমাদের দাড়িয়ে থাকবার কোন অবসর নাই, | 
ফিরে চল; তাদের একদল যখন এই কথা বলে নবীর নিকট হতে বিদায় নিতে চেয়েছিল যে, আমাদের ঘর- 
বাড়ী বিপদের মধ্যে রয়েছে, অথচ তা বিপদ পরিবেষ্টিত ছিল না, আসলে তারা (যুদ্ধের ফ্রন্ট হতে) পালিয়ে 
যেতে চাচ্ছিল। 

১৪. শহরের চারিদিক হতে যদি শরক্র এসে প্রবেশ করত এবং তখন এদেরকে. ফেতনার দিকে আহ্বান করা 
হতো তা হলে তারা তার মং 


সি 


১৫. এরা ইতিপূর্বে আল্লাহর নিকট ওয়াদা করেছিল যে, তারা পৃষ্ঠ প্রদর্শন করবে না; আর আল্লাহর সাথে কৃত 
ওয়াদা সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে। 

১৬. হে নবী! এই লোকদেরকে বল, তোমরা যদি মৃত্যু বা হত্যা হতে পালিয়ে যেয়ে ৰাচতে চাও, তাহলে এই 
পলায়ন তোমাদের জন্যে কিছুমাত্র উপকারী হবে না। তার পর জীবনে মজা লুটবার জন্যে খুব অল্প সুযোগই 
তোমরা পাবে। 

১৭. তাদেরকে বল, তোমাদেরকে আল্লাহ হতে রক্ষা করতে পারে এমন কে আছে, যদি তিনিই তোমদের ক্ষতি 
করতে চান? আর কে ভার রহমতকে রোধ করতে পারে, যদি তিনিই তোমাদের প্রতি অনুগ্রহ করতে চান? 
আল্লাহর বিরুদ্ধে কোন পৃষ্ঠপোষক ও সাহায্যকারী তারা পেতে পারে না। 


সূরা আল-আহ্যাব ৩৩ ১৯৬ পারা ২১ 
জাতে RTC 

£44 2, “2 “5 < A বৈ পা ৬পাগিহ রি ঠা চর্প w | 5 
শি (৬৮ YJ CS; ১6216: ০০১) ১৬১ ৬৬৪ 
৯ তাদের ভাইদেরকে যারাবলে ও 


a 


loin "nl onl nS 


() 


[১ 


০৮০৪০ 


{0 


3 2 
রঃ - বিপদ 
5 দেখবে pe bis 
৫ ১৮৫2, পা 24 152 2 ৯ %1% ১252 
ই 15065 02 পভ Gi UNE ৮৪১০ 
পট ক্তি তু হারউপর ছেয়েনিয়েছে (তোর) মত তাদের চোখগুলো 
টন টা % LAPS lil 22/2 A 2 
| 144 LL / গা ১22৫৫ € ৯৫ dd 
ডাষা নিয়ে তোমাদের সাথে পদ চলেযায় 
সি ক্ষেত্রে লোড ঘশত তীক্ষ্ Neds 
3 2340724 234 ৫৫ ১র্ণা৫ 22 22924 AZ 24 2 
পা ৮2৫৩৮ 20 EEL 18 Sst ৮১০ 
আমলসমূহ ং ঈমানআলে নাই- এ সব (লোক) (লেযালের 
মরি বি ভেদ il (ৰা স্বাৰ্থ সুযোগের) 


73272 59৮৩ রি A AY AA 
০6০ ৩০০০ OL ঞ) ৬৬১ 06 £ 
সহজ ং 


(আক্রমণকারী) তারা মনেকরে 
দলসমূহ 


১৮. আল্লাহ তোমাদের মধ্যকার সেই লোকদেরকে খুব ভাল ভাবেই জানেন যারা (যুদ্ধকাজে) প্রতিবন্ধকতা সৃষ্টি 
করতে পারে; যারা নিজেদের ভাইদের বলে,“আমাদের নিকট এস”, যারা যুদ্ধে অংশগ্রহণ করে থাকলেও তা 
করে শুধু নাম গণনা করাবার উদ্দেশ্যে । 

১৯. তারা তোমাদের সংগী হতে খুব বেশী কার্পণ্যকারী ৷ বিপদের সময় উপস্থিত হলে চক্ষু মেলে ঘুরিয়ে ঘুরিয়ে 
তোমাদের প্রতি এমন ভাবে তাকায়, যেন কোন মৃত্যুমুখে পতিত ব্যক্তির উপর বেহুশী চেপে বসছে। কিন্তু যখন 
বিপদ কেটে যায় তখন এই লোকেরাই স্বার্থ-সুযোগের লোভী হয়ে কাচির মত চলমান মুখ নিয়ে তোমাদের 
অভ্যর্থনা জানাবার জন্যে এগিয়ে আসে । এই লোকেরা কক্ষণোই ঈমান আনেনা, এই কারণে আল্লাহ্‌ তাদের 
সমস্ত আমল বিনষ্ট করে দিয়েছেন। আর এমনটা করা আল্লাহর পক্ষে খুবই সহজ । 


০. এরা মনে করে যে, আক্রমণকারী দল এখনো চলে যায়নি। , 
53 নিন ০ জে সম্যক লিল বস 


Rinne nnn 


তারা 
৫ 2 ১৫ ও) পাঠ ঞ 
51617876152 


রর 


শপ 
ৰ! ৬৬ 5 


AA ১৮ 52: 6272, 
১০০15 ০86 তা 2০০৯ 


ও. আল্লাহর আশা রাধে . (তার)জনো উত্তম 
যে 


৮2৪1৫৫10৫৫4 B22. 1) ্ 2 2 
৩৮৪৮) ৬১0৬৮ 4 5 2 3 22 
ঠা দেখে যখন এবং অধিক আল্লাহকে দ্বরণকরে এবং রঃ শেষ দিনের রি 
5222 2৬ ৫ পরত NS ৫ > 
4৯০০5 29 UII GC U2 BG v2 
এবং তার রসূল ও আল্লাহ আমাদেরকাছে (তা) এটাই তারাবলে (শত্ৰু) দলগুলোকে 
ওয়াদাকরেছেন যা 
তি 61৮2. A327 7 4 দি 
(১১১) ৩ 5০০০৩৯৭৪529) ৩০০ 
ed না এবং তার রসূল ও আল্লাহ সত্যবলেছেন 
(অন্য 


KE Nd Wd no LCR 


বসে পড়বে, আর সেখান হতেই তোমাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে থাকবে । এতদসত্তেও তারা যদি 
তোমাদের মধ্যে থেকেও যায়, তবে তারা যুদ্ধে খুব কমই অংশ গ্রহণ করবে। 


০৩ ; 
ই ্রকৃতপক্ষে তোমাদের জন্যে আল্লাহর রসূলের জীবনে এক সর্বোত্তম নমুনা বর্তমান রয়েছে? এমন প্রত্যেক 


ব্যক্তির জন্যে, যে আল্লাহ এবং পরকালের প্রতি আশাবাদী এবং খুব বেশী করে আল্লাহকে স্বরণ করে। 

২২. আর সত্যিকার মু'মেনদের (অবস্থা তখন এই ছিল যে,) যখন তারা আক্রমণকারী সৈনিকদের দেখতে পেল 
তখন চীৎকার করে বলে উঠল, “এতো সেই জিনিসই, যার ওয়াদা আল্লাহ এবং তার রসূল আমাদের নিকট 
করেছিলেন। আল্লাহ এবং তার রসূলের কথা সম্পূর্ণ সত্য ছিল।” এই ঘটনা তাদের ঈমান ও আত্মসমর্পনের 
মাত্রা অধিক বৃদ্ধি করে দিল । 


রী ৫. জজ কার অনুবাদ এও হত লেকে তলা 


1. 
রঃ 
নি 
ছু. 
a 
পি 
Le 
রি 
রঃ 
a 
রঃ 
রর 
a 
x 
a 
Ps 
a’ 
রঃ 
জা 
এ. 
ত্র 
এজ, 
রি 
রা 
রঃ 
রর 


nuendo 


মধ্য হতে 
র্‌ MAA LA EE : RUE 
বা] (৮৩০ ৯ do) +2 ০4 ১০৯১৬ 
|: তারা ওয়াদা 
পা s/w YY G32 27 

১) ০০৫৬১ 

পুরস্কারদেন যেন 


কোনপরিবর্তন তারা পরিবর্তন 
করেছে 


2৫৮1806৮285 96 


এবং - কল্যাণ তারা হাতেপায় নাই তাদেররনের কুফরীকরেছে 


lo জ্বালাসহ 

পি] 265,৫12 251৮6 ATL? 
jl Oxy G2 এ) ৩6৫ 5 ১০ 
পরাক্রমশালী শক্তিমান আল্লাহ হলেন এবং যুদ্ধ 

(করাব জন্যে) 


২৩. ঈমানদারদের মধ্যে এমন লোক রয়েছে, যারা আল্লাহর নিকট কৃত ওয়াদাকে সত্য প্রমাণ করে দেখিয়েছে, 
তাদের মধ্যে কেউ স্বীয় মানত পূর্ণ করেছে আর কেউ সময় আসার অপেক্ষায় রয়েছে; তারা নিজেদের আচরণে 
কোন পরিবর্তন সূচিত করেনি । 

২৪. (এসব হয়েছে এ কারণে) যেন আল্লাহ সত্যবাদী লোকদেরকে তাদের সত্যতার পূরস্কার দেন, আর 
মুনাফেকদের ইচ্ছাহলে শাস্তি দিবেন, ইচ্ছা হলে তাদের তওবা কবুল করে নিবেন, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও 
দয়াবান। 

২৫, আল্লাহতা'আলা কাফেরদের মূখ ফিরায়ে দিলেন, তারা কোন স্বার্থ লাভ না করেই মনের. জ্বালা-যন্ত্রণা নিয়ে 
ফিরে গেল, আর মু'মৈনদের তরফ হতে লড়াই করবার জন্যে আল্লাহই যথেষ্ট হলেন; আল্লাহ বড়ই শক্তিমান ও 
পরাক্রমশালী । | 


সূরা আল-আহ্যাব ৩৩ ১৯৯ পারা ২১ 

4 না] 2 2w 2382 33d 

৬: >! ৮) (৩০ (৮১১১১ 
কিভাবদের আহলী মধ্যহতে তাদেরসাহায্যকরেছিল 


হতে 


৩ ৮943 


ভীতি তাদের অস্তরসমুহের মধ্যে সঞ্চারকরলেন 


ন্ট ৮2৫. ০ ্ 
১১) 5 0 


তাদের ভূমির তোমাদেরকে এবং (অপর) দলকে 
অধিকারী বানালেন 


সমূহের 
(৫4০ 28 LE 9 456 2 UB 
প্সব উপর আল্লাহ হলেন এবং ভাতে তোমরা (যা) (এমন) 
পদ সব্যারকর নাই যযীনের 


2৫৭ 2 SG ৰণ 

3 ISH ০০৪ 099) CEL 
চট তোমার ্ীদেরকে বল St হে 
4 / 32 
৬৫ Gy 5 Gd) 
কি 


তোমরা এস তবে ও দুনিয়ার 


ক, 
প্র 


বে 


#2 %€ (পর্ণ 
০৯৯ ০ 
উত্তম 


বিদায় 


২৬.অতঃপর আহলি কিতাবদের মধ্যে হতে যারা এই আক্রমণকারীদের সাহায্য করেছিল৬ আল্লাহ তাদেরকে 
তাদের গহ্বর হতে উঠিয়ে আনলেন এবং তাদের দিলের উপর তিনি এমন ভীতির সঞ্চার করে দিলেন যে, আজ 
তাদের এক দলকে তোমরা হত্যা করছ, অপর দলকে বন্দীকরে নিচ্ছ। 

২৭. তিনি তোমাদেরকে তাদের যমীন ঘরবাড়ী এবং তাদের ধন-মালের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছেন; আর 
তাদের সেই সব অঞ্চল তোমাদেরকে দিয়েছেন, যেখানে ইতিপূর্বে তোমরা কখনো পদসগ্ধার করনি। আল্লাহ 
সর্ববিষয়ে শক্তিমান । 

রুকু-৪. 

২৮. হে নবী। তোমার স্ত্রীদেরকে বল, তোমরা যদি দুনিয়া ও তার চাকচিক্যই পেতে চাও তা হলে এস, আমি 
তোমাদের কিছু দিয়ে ভাল ভাবে বিদায় করে দিই ৭। 


2 


৬. অর্থাৎ ইয়াহুদী বনী কুরাইযা ৷ 
৭. এ আয়াত যখন অবতীর্ণ হয়েছিল তখন রসূলে করীমের (সঃ) গৃহে অনাহারের পর অনাহারে দিন কাটছিল, 
আর তার পবিত্রা সহধমীনীরা কঠোর পেরেশানির মধ্যে দিন যাপন করছিলেন উ 
উহু হত nnn EEE 


সর 


্ 
t 
SO PT 


৫১০৫ 66১১) 0962৫ 9 a 
না ঘরকে ও তার রসুলকে আল্তাহকে তোমরা পেতে 
চাও 


আল্লাহরই 
) 2) © (৩৩ 5 ১5 


তারজন্যে আমরা প্রস্তুত 
করে রেখেছি 


২৯. আর যদি তোমরা আল্লাহ, তার রসূল ও পরকালের ঘর পেতে চাও, তাহলে জেনে রেখ তোমাদের মধ্যে 
যারা সৎকার্ধশীল, তাদের জন্যে আল্লাহ বিরাট পুরষ্কার নির্দিষ্ট করে রেখেছেন। 

৩০ হে নবীর স্ত্রীরা! তোমাদের মধ্যে যে কেউ কোন স্পষ্ট লঙ্জাকর কাজ করবে তাকে দ্বিগুণ আযাব দেয়া 
হবে৮; আল্লাহর পক্ষে এই কাজ অতি সহজ । 

৩১, আর তোমাদের মধ্যে যে আল্লাহ ও তার রসূলের আনুগত্য করবে এবং নেক আমল করবে তাকে আমরা 
দ্বিগুণ ফল দান করব এবং আমরা তার জন্যে সম্মান জনক রেয্ক নির্দিষ্ট করে রেখেছি। 


৮. এর অর্থ এই নয় যে- মাআযাল্লাহ- রসূলের পবিত্র স্ত্রীদের কাছ থেকে কোন অশ্লীলতার আশংকা ছিল। বরং 
তাদের মধ্যে এই অনুভূতি জাগানো উদ্দেশ্য ছিল যে- তোমরা সমগ্র উম্মতের জননী স্বরূপ; নিজেদের | 
মর্যাদার পক্ষে হানিকর কোন কাজ তোমাদের করা উচিত নয়। 


SALIH MLA EEL ORLA 


.. সূরা আল-আহ্যাব ৩৩ ২০১ পারা ২১ 


("RE Bn IKE ETE TEE ESE EES EE TET EEE 
ncn nnn nu nn nnn nn ins oso ts Ney to ৩১৯85১53১৯১ ভু Hog ts loys ln Ro Rn ta on eg Sos Pi is Si Re on oo 


AAT 


লি দের is 


ৰ 591 (9) তি ৫ ৩৫৫৫ 
পূর্বতন ৃঁ 


এবং 


33905052625 2 ০ $ ৰহ তে 


aaa CC 


"ঢং 


on 


EOE RRNA A RR KLE KR KR LCE ALE KLAR Ln RR হা 


চান  মৃলত  তাররসূলের ও আল্লাহর রি 


(2 5 ol OR ০ 1 ৫ 


১০১০৭ এবং (নবীর) ঘরের (অর্থাৎ হতে) অপবিভ্রতা তোমাদের হতে 
28 115 রং রাহ 
০2 SI ট 42৫ ৩ 4 5022 
হিরা মধ্যে সম্পূর্ণপবিত্র 


০1৮ LY Ln ৫ 23) 
খুববহিত. লুক্ষদরী হলেন আল্লাহ নিশ্চয়ই 


৩২. হে নবীর পত্মীগণ, তোমরা সাধারণ স্ত্রীলোকদের মতো নও। তোমরা যদি আল্লাহকে ভয় কর, তবে 
বাক্যালাপে কোমলতা অবলম্বন করো না- যাতে দুষ্টমনের কোন ব্যক্তি লালসা করতে পারে, বরং সোজা সোজা 
ও স্পষ্ট বল। 

৩৩. নিজেদের ঘরে অবস্থান কর এবং পূর্বতন জাহেলী যুগের মত সাজগোজ দেখিয়ে বেড়িয়ো না। নামায 
কায়েম কর, যাকাত দাও এবং আল্লাহ্‌ ও তার রসূলের আনুগত্য কর। আল্লাহ এই চান যে, তোমাদের-নবীর 
ঘরের লোকদের -হতে অপরিচ্ছন্নতা দূর করে দিবেন এবং তোমাদেরকে পরিপূর্ণরূপে পবিত্র করে দিবেন। 

৩৪. স্বরণ রেখো আল্লাহর আয়াত ও হেকমতপূর্ণ সে সব কথা যা তোমাদের ঘরে শুনানো হয়ে থাকে । নিশ্চয়ই 


এ ১ উজ ND UP a NO oo SE টি ৩৩ ৩০-১০-১৫১৮ Sa eae aa asad 


(০৪ 
Le . 
bs 
Item 
৪ 
কথাকে না 


সি 


চে N 


১70৮7047021 


ূ 


2 2232 A 1 > 872 / পণ ঠ 322 ৫ 
(05, 2 ত! ১ ৬১১৮-০) ৬) 


মুমিন পুরুষগণ এবং মুসলমান নারীগণ ও মুসলমান পুরুষগণ নিশ্চয়ই 


এব 


সত্যবাদী পুরুষগণ এবং অনুগত্যা নারীগণ অনুগত পুরুষগণ 


. 
৮২ 


2 ১ Z |S) রর 2 এ) 


ও বিনীত পুরুষগূণ £  ধৈৰ্যশীলা নারীগণ ধৈর্যশীল পুরুষগণ 


1 5 2৯৬ w ৮৮% 
রি রর রে ৯৯ ৬১ পার্ট রর ৬ রর 
55) 5 ৩৩৩০০ s | 
Le Dd পা 

রোজা রোজাপালনকারী এবং দানশীলানারীগণ 

কারি নাসরীন পুরুষগণ 


2০ 23% 


22275 2 
১ BD 5954) 5 ৩২৯০ 2 ০8১১ 
নিম্ন - 


56 
০৫ 


অধিকমাত্তায় আল্লাহকে  প্রণকারীগণ এবং ও তাদেরলজ্ঞা স্থান 


(25০ 162 
বিরাট পুরস্কার 


রুকু-৫ 

৩৫. নিশ্চয়ই যে সব পুরুষ ও যে সব স্ত্রী লোক মুসলমান মু'মেন, আল্লাহর অনুগত, সত্যপথের পথিক, 
ধৈর্যশীল, আল্লাহর সম্মুখে অবনত, সাদকা দানকারী, রোজা পালনকারী, নিজেদের লজ্জাস্থানের হেফাযতকারী 
এবং অধিক মাত্রায় আল্লাহর স্মরণকারী- আল্লাহ তাদের জন্যে ক্ষমা এবং অতি বড় পুরস্কার নির্দিষ্ট করে 
রেখেছেন। 


১২১৯ 


OR LR RS 


ae 


৪৭ 


29 


সি 


সস দে পরপর 


সত 
UU 


EAA 


৫০০70০10৮১০ 


হের 


252 


তা 


7 


৩2 822 78 9 


এখভিয়ার তাদেরজনো থাকবে যে 


1 ৫৩৩ 45550 এ 2 


পথ ভরষ্টতা সে পথ 
2 


বিএ 24 Ld টি 
৮০০০৩ তা Gr রী 


তাকে ভয়কব তুমি যে অধিকসংগত আল্লাহ অথচ 


৩৬. কোন মু'মেন পুরুষ ও কোন মু*মেনা স্ত্রীলোকের এই অধিকার নেই যে, আল্লাহ্‌ ও তার রসূল যখন কোন 
বিষয়ে ফয়সালা করে দেবেন, তখন সে নিজের সেই ব্যাপারে নিজে কোন ফয়সালা করবার ইখতিয়ার রাখে। 
আর যে লোক আল্লাহ ও তার রসূলের নাফরমানী করবে সে নিশ্চয়ই সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত হল। 

৩৭. হে নবী! সেই সময়ের কথা স্মরণ কর, যখন তুমি সেই ব্যক্তিকে যার প্রতি আল্লাহ এবং তুমি অনুগ্রহ 
করেছিলে, বলেছিলে যে “তোমার স্ত্রীকে পরিত্যাগ করো না এবং আল্লাহকে ভয় কর১০।” তখন তুমি নিজের 
মনে সে কথা লুকিয়েছিলে যা আল্লাহ প্রকাশ করতে চেয়েছিলেন। তুমি লোকদেরকে ভয় করছিলে, অথচ 
আল্লাহর অধিকার সব চাইতে বেশী যে, তুমি তাকেই ভয় করবে১১। 


সুদ দস তল এপস Pr CN পরস্পর 


১০. সেই ব্যক্তি অর্থাৎ হযরত যায়েদ-বিন হারেস। যিনি রসূলুল্লাহর আযাদ করা গোলাম ও তার পালিত পুত্র হঃ 
ছিলেন। এবং তার স্ত্রী অর্থাৎ হযরত যয়নব (রাঃ) যিনি রসূল (সঃ) এর ফুফাতো বোন ছিলেন এবং | 
রসূলুল্লাহ (সঃ) হযরত যায়েদের সংগে তার বিবাহ দিয়েছিলেন। কিন্তু উভয়ের বনিবনাও হচ্ছিল না এবং |॥ 


হযরত যায়েদ তাকে তালাক দিতে প্রস্তুত হচ্ছিলেন। 


* অর্থাৎ আল্লাহতা'আলার ইচ্ছা ছিল হযরত যায়েদ হযরত যয়নবকে তালাক দিলে রসূলুল্লাহ (সঃ) নিজে ) 


তাকে বিবাহ করে আরবের সেই প্রাচীন প্রথা ভংগ করবেন যে প্রথা মতে পালিত-পুত্রকে প্রকৃত পুত্র মনে 


করা হত। কিন্তু হুযুর (সঃ) আরববাসীদের কঠিন সমালোচনা ও নিন্দাবাদের আশংকায় এই পরীক্ষা থেকে | 
রি যাম ঘতে ত থাক ত | EE 


২ ২০৪ পারা ২২ 


6% YL ছেরে তে 


যেন তাকে তোমারুসাথে 
আমরা বিবাহদিলাম প্রয়োজন 
ZL 


a 

a A 

3125 19) 2 0) obs ০ 
রা তারা পুকিরে তাদের পোষ্য-পুতরদের স্ত্রীদের (বিবাহের) কোন 

ব্যাপারে সংকীর্ণতা 


৯৫৮০2 


(6 ৩9582 %) HIE 2 955 


হয়েই এবং (তালাক দেয়ার) 
কার্যকর আছর আদেশ টা 


CPUC CCC COUT CTO 
প্র 


এ 5 এটা BL US > &2 


আল্লাহর হি 'তারজনো আল্লাহ ১ এ বিষয়ে বাধা কোন 
(ছিল) 


রঃ 


5 


পলিসি 


Ei 
€ [ও ৯ 
EEA 


০৫] 


16৩9 42) 221 ০৫ £ ১৩, ৩ HS ৩25 


75 বা) আল্লাহর বিধান হয়েখাকে এবং 


পরে যায়েদ যখন তার নিকট হতে 


নিজের প্রয়োজন পূর্ণ করে নিল ১২ তখন আমরা তাকে (তালাক প্রাপ্ত মহিলাকে) তোমার সাথে বিবাহ দিলাম, 
যেন নিজেদের মুখ-ডাকা পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মু'মেন লোকদের কোন অসুবিধা না থাকে । যখন তারা 
তাদের নিকট হতে নিজেদের প্রয়োজন পূর্ণ করে নিয়েছে। আল্লাহর নির্দেশ তো পালিত হওয়া উচিতই ছিল। 
৩৮. নবীর এমন কাজে কোন প্রতিবন্ধকতা নেই যা আল্লাহ তার জন্যে সুনির্দিষ্ট করে দিয়েছেন। যে সব নবী 
অতীত হয়ে গিয়েছে তাদের ব্যাপারে আল্লাহর এই সুন্নত চলে এসেছে আর আল্লাহর হুকুম একটা অকাট্য ও 
চূড়ান্ত ফয়সালা হয়ে থাকে। 


গ্রে 


i 
টু 


১২. অর্থাৎ তালাক দেয়ার তার যে বাসনা ছিল তিনি তা পূর্ণ করেন, এবং নিজের তালাকপ্রাপ্তা স্ত্রীর সংগে তার 


৯০০০৯ এ ঁ 
Cy রা নিউ a ‘ER ‘me | 


ae: LR) 


পদ 


৩৯. (এ আল্লাহর সুন্নত তাদের জন্যে) যারা আল্লাহর পয়গাম সমূহ পৌছায় ও তাকেই ভয় করে এবং এক 
আল্লাহ ভিন্ন আর কাকেও ভয় করে না। আর হিসাব দেয়ার জন্যে আল্লাহই যথেষ্ট । 

৪০. (হে জনগণ!) মুহাম্মদ, তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নয়, বরং আল্লাহর রসূল ও সর্বশেষ নবী । 
আর আল্লাহ সর্ববিষয়ে জ্ঞানী ১৩। 


১৩. নবী করীমের (সঃ) বিরুদ্ধবাদীরা এই বিবাহের প্রতি যে সব আপত্তি ও অভিযোগ করছিল এই একটি বাক্যে | 
সে সমস্তের মূলোচ্ছেদ করা হয়েছে। তাদের প্রথম অভিযোগ ছিল. তিনি নিজের পুত্রবধূকে বিয়ে করেছেন। | 
এর উত্তরে বলা হলো- “মুহাম্মদ (সঃ) তোমাদের পুরুষদের মধ্যে কারুরই পিতা নন” । অর্থাৎ যায়েদের 
তার পুত্র কবে ছিল যে তার (যায়েদ) তালাক-প্রাপ্ত স্ত্রীকে বিবাহ করা তার (রসূলের) পক্ষে হারাম হতো? 
দ্বিতীয় অভিযোগ ছিল- পালিত-পুত্র যদিও প্রকৃত পুত্র লা হয় তার পরিত্যাক্ত স্ত্রীকে বিবাহ করাতো আর 
জরুরী ছিল না? এর উত্তরে বলা হয়েছে- “কিন্তু তিনি আল্লাহর রসূল” । অর্থাৎ তোমাদের প্রচলিত প্রথা 
অনর্থক হালাল বস্তুকে হারাম করে রেখেছে; রসূল হওয়ার দিক দিয়ে এ সম্পর্কিত সব রকমের কুসংস্কারকে 
চিরতরে দূর করে দেয়ার এবং এর আরো বেশী তাকিদের জন্যে আল্লাহতা'আলা এরশাদ করেছেন হালাল 
হওয়া সম্পর্কে কোন প্রকারের সন্দেহ ও সংকোচের অবকাশ থাকতে না দেয়ার দায়িত্ব তার উপর -বর্তায় । 
এবং সে “নবীদের শেষ” অর্থাৎ তাঁর পরে কোন রসূল তো দূরের কথা কোন নবীও আর আসবেন না যে, 
আইন ও সমাজের কোন সংশোধন তার সময়ে বূপায়িত হতে বাকী থাকলে পরবর্তীকালে আগমনকারী নবী 
এ অভাব পূর্ণ করবেন। সুতরাং এ বিষয় আরো জরুরী হয়ে দাড়িয়েছিল যে.এ মূর্বতা-সূচক প্রথাকে তিনি 
নিজেই চিরতরে শেষ করে দিয়ে যাবেন। এর পরে আরো জোর দিয়ে বলা হয়েছে- “আল্লাহ সব কিছুর 
জ্ঞান রাখেন” । অর্থাৎ আল্লাতা'আলা জানেন যে এই সময় মুহাম্মদ (সঃ)-এর হাতে এই অজ্ঞতাসূচক প্রথার | 
EE Ue SO TE Eg রর 


Do 
6. 


টি 


৫4 


7 
te! 


০) 


ত 
3 


ant nem Onn oo 


4b) দা 


আল্লাহর টড - ঈমানএনেছ 


gy ৩ ঠ ৩ 
=) ০1৮ হে 2 রে 


“ 


অন্ধকারসমূহ হয়রানির রর তার পি 
(দোয়া করে) 


Ad 288৫0 2 21 শি 
Sots ১৬ 
সা বড়অনুখহশীল ঈমানদারদের সাথে তিনি হলেন 


৪৪ 4 12 ও ওর্দে 2 ৮৮০ 4৫2 


চা কর্মফল বালা এবং সালাম (দিয়ে) তাকে তারা 


১১ 5 91%9 £ ৬, ৫ ঠ ১, 2 01 ৫ 


সুসংবাদ দাও এবং "উজ্জল প্রদীপত্থকূপ ও 


5৫৮ EAE Ld খু) 
91%-55 ০৮১ 4) 
বিরাট অনুখহ আল্লাহর 
ক্ুকু-৬ 
৪১. হে ঈমানদার লোকেরা, আল্লাহকে খুব বেশী করে স্বরণ কর। 
৪২. এবং সকাল ও সন্ধ্যায় তার তসবীহ করতে থাক; 
৪৩. তিনিই তোমাদের প্রতি রহমত বধর্ণ করেন, তার ফেরেশতারা তোমাদের জন্যে রহমতের দোয়া করে, 
যেন তিনি তোমাদেরকে জমাট বাধা অন্ধকার হতে বের করেন। তিনি মু'মেনদের জন্যে বড়ই অনুখহশীল ৷ 
88. যেদিন তারা তার সাথে সাক্ষাত করবে, সালাম দ্বারাই তাদের অভ্যর্থনা করা হবে এবং আল্লাহ তাদের 
জন্যে বড়ই সম্মানজনক কর্মফল নির্দিষ্ট করে রেখেছেন। 
8৫. হে নবী, আমরা তোমাকে পাঠিয়েছি সাক্ষীস্বরূপ, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী হিসেবে 
৪৬. এবং আল্লাহর অনুমতিক্রমে তার প্রতি আহবানকারী ও উজ্জ্বল প্রদীপ হিসেবে । 
৪৭. 8855 লোকদেরকে সুসংবাদ দাও যে, তাদের জন্যে আল্লাহর তরফ হতে বিরাট 


রা 


902025 


GS BSS 


রা 


পাঠ ২15 
J ee ) 
ক 

কি পা পা 


মুনাফিকদের 


এবং তাদেরকে তোমরা সুতরাং 
সামগ্রীদাও (কিছু) 


৪৮. এবং কাফের ও মুনাফেকদের সম্মুখ আদৌ দমে যেও না, তাদের নিপীড়নকে মাত্রই পরোয়া করো না ১৪, 
আল্লাহর উপর ভরসা কর, আল্লাহই যথেষ্ট যে, মানুষ সমস্ত ব্যাপার তারই উপর সোপর্দ করে দিক। 

৪৯. হে ঈমানদাররা তোমরা যখন ঈমানদার মহিলাদেরকে বিবাহ করবে এবং তার পর তাদেরকে স্পর্শ করার 
পূর্বেই তাদেরকে তালাক দিবে তখন তোমাদের দিক হতে তাদের কোন ইদ্দত পালন করার আবশ্যক হবে না- 
যা পূর্ণ হওয়ার জন্যে তোমরা (অন্যদের ক্ষেত্রে) গণনা করে থাক । কাজেই তাদেরকে কিছু সম্পদ দাও এবং 
ভালভাবে তাদেরকে বিদায় কর। 


১৪. অর্থাৎ এই বিবাহ সম্পর্কে তারা যে সব নিন্দবাদ ও দোষারোপ করছিল। 


উজ আজ ১ উজ, দ্‌ - 
5 SRI এ BH SoH এ Lj &ু BCE 
তুমিদিয়েছে যাদের তোমার শ্রীদেরকে না বৈধ হে |& 


1৮ / পে অর্প পাত ৮৩ ৮৫৫ ৮৫৫ 
৬০৫ 2 ৬৬ ড০৫ 2 ৩১১৩ 2০৩? ESA 


বোনদের ও তোমারচাচাত বোনদেরকে এবং তোমারকাছে আল্লাহ 5 ভোমার ভারিহাত মালিক হয়েছে | 
দিয়েছেন হতে যা (অর্থাৎ দাসী) 


Es 


পর্ট ৫ 2/7 > ৮. | বে ধারার! / 

১৬৬৫ ০১৯৩ 63 ৬১৩১৬ নর ১. 8 

তোমারসাথে হিজরত করেছে যারা তোমারখালাত মারফুফাতো] | 
EG A AEA +% ৫ ৫ If 
(1217 OL 6 ০ ৩৭ | 45255 51০ 5 | 


নবী চায় (আর) A (সেই) এবং | 
যদি নাহী 5 


PAE) 22° 
যার 
sos 


(অন্য) মুমিনদের 


৫০. হে নবী, আমরা তোমার জন্যে হালাল করে দিয়েছি তোমার সেই স্ত্রীদেরকে, যাদের মোহরানা তুমি আদায় 
করে দিয়েছ১৫, সেই মহিলাদেরকেও (হালাল করেছি,) যারা আল্লাহর দেয়া দাসীদের মধ্যে হতে তোমার 
মলিকানাভুক্ত হয়েছে, তোমার চাচাতো, ফুফাতো, মামাতো! ও খালাতো তগ্নিদেরকেও (হালাল করেছি), যারা 
তোমার সাথে হিজরত করে এসেছে। সেই মুমেন নারীও যে নিজে নিজেকে নবীর জন্যে হেবা করেছে- যদি 
নবী তাকে বিয়ে করতে চায়১৬ | এই সুবিধা দান খালেস ভাবে তোমারই জন্যে; lt Ll dhl 
জন্যে এ নয়। 


১৫. এ আসলে সেই লোকদের অভিযোগের জবাব যারা বলতো মুহাম্মদ(সেঃ) তো অন্য লোকদের জন্যে এক .| 
সময়ে চারের অধিক স্ত্রী রাখা নিষিদ্ধ করে দিয়েছেন। কিন্তু নিজে তিনি এই পঞ্চম স্ত্রী কেমন করে বিবাহ | 
করলেন? এ কথা জানা দরকার যে সে সময়ে হুযুরের ঘরে তার চার বিবি হযরত আয়েশা (রাঃ), হযরত || 
সাওদা (রাঃ), হযরত হাফসা (রাঃ) এবং হযরত উম্মে সালমা (রাঃ) বর্তমান ছিলেন। টু 
অর্থাৎ এই পাচ বিবি ছাড়া এই আয়াতে উল্লেখিত প্রকারের মহিলাদেরকেও নিজের স্ত্রীত্বে গ্রহণ করার | 


ৃ 
্‌ 
ৃ 


আমরা জানি, সাধারণ মু'মেন লোকদের জন্যে তাদের স্ত্রী ও দাসীদের ব্যাপারে কি সব 
বিধিনিষেধ আরোপ করে দিয়েছি। (তোমাকে এই বিধি নিষেধ হতে আমরা এজন্যে উর্ধে রেখেছি) যেন 
তোমার পক্ষে কোন সংকীর্ণতার অসুবিধা না থাকে; আর আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। . র্‌ 
৫১. তোমাকে এই ইখতিয়ার দেয়া যাচ্ছে যে, তোমার স্ত্রীদের মধ্যে যাকে ইচ্ছা দূরে সরিয়ে রাখ, যাকে চাও 
নিজের সংগে রাখ আর যাকে ইচ্ছে দূরে সরিয়ে রাখার পর নিজের নিকটে এনে রাখ এই ব্যাপারে তোমার 
কোনই দোষ নেই। এভাবে অধিকতর আশা করা যায় যে, তাদের চক্ষু শীতল থাকবে এবং ভারা দুঃখিত হবে 
না। আর যা কিছু তুমি তাদেরকে দিবে তাতেই তারা সকলে সন্তুষ্ট থাকবে। আল্লাহ জুনেন যা কিছু তোমাদের 
দিলের মধ্যে রয়েছে আর আল্লাহ জ্ঞানী ও ধৈর্যশীল । 


AOR ORO OPAC ORONO CR BOR COORG PEER 


লুক 


৯ 
£9 £$ £৫ 


গে 
(Of OC Cf C6, nf OBL ng DG ON of, Of Hf 


ক 


ক, 
০৮০) 


ঠাপ 06 1 ১৬৫১ ০ ৩৫৩০ ৩৩ 


তে উপরে আল্লাহ. হলেন এবং টি মালিক হয়েছে যা 
(অৰ্থাৎ দাসী} 


ন 


রে 1১ রম্য 1% Gy) রড 


বস্বরগুলোতে 


© 000A 


সেল 


৫২. এদের পরে তোমার জন্যে অপর মহিলারা হালাল নয়, আর এদের স্থানে অপর স্ত্রী গ্রহণ করারও অনুমতি 
নেই;- তাদের রূপ-সৌন্দর্য তোমার যতই মনমতো হোক না কেন১৭! অবশ্য দাসীদের অনুমতি তোমার জন্যে 
রয়েছে১৮। বস্তুতঃ আল্লাহ সর্ব বিষয়ে পাহারাদার । 

রুকু-৭ 

৫৩. হে ঈমানদার লোকেরা, তোমরা নবীর.ঘরের মধ্যে বিনানুমতিতে ঢুকে পড়ো না, না এসে খাওয়ার সময়ের 
অপেক্ষায় বসে থাকো । 


হুল 


১৭. এই নির্দেশের দু'টি অর্থ- প্রথম উপরোক্ত ৫০তম আয়াতে যে সব স্ত্রীলোককে হুযুরের জনা হালাল করা 
হয়েছে তা ছাড়া অন্য কোন স্ত্রীলোক এখন আর তার জন্য হালাল নয়। দ্বিতীয় তার পবিত্রা স্ত্রীগণ যখন এ 
কথায় সম্মত হয়েছেন যে, অভাব ও কাঠিণ্যের মধ্যে তার সংগে থাকবেন, পরকালের জন্য দুনিয়া বর্জন 
করবেন এবং তিনি তাদের-সংগে যে ব্যবহার করবেন তাতে তারা সন্তুষ্ট থাকবেন, তখন তাদের মধ্যে 
87444 


রা নর হরে ভারা রাযি 
সহবাসের অনুমতি আছে এবং এ ছাড়া এ বিষয়ে সংখ্যার কোন শর্ত নেই। সূরা নিসার ৩নং আয়াতে, সূরা 
০৬৬১৮১১৩৫১৯ ৪৭১১৬ ite 


le 
5 
ৃ 
দু 
3 টু 
E ; 
f 


গদি 


সিডি 


পদকে 


CC সত 


৩) ৮৬৪৬০, ৩2৯৮) 


ডি 


নিশ্চয়ই কথা নার্ডর তে 


তত 


চস 


চপ 


বে 2 359292 


৩১৮৮১ 


G fat, Sc Su 


টস 


GC, al) 


LC 3:6835 £ দার ৮৪৮ ১ ৯ 


এবং তাদের অন্তর এবং তোষাদের অন্তর 
সনূহের (জন্যেও) 8 


45150 পি 3 নি রণ 4. 0৮৯ 


০ 


তবে তোমাদেরকে যদি খাওয়ার দাওআত দেয়া হয়, তাহলে অবশ্যই আসবে। কিন্তু ' 
খাওয়া হয়ে গেলে চলে যাও কথায় মশগুল হয়ে বসো না। তোমাদের এ ধরনের আচরণ নবীকে কষ্ট দেয়। 
কিন্তু সে লজ্জায় কিছুই বলে না । আর আল্লাহ্‌ সত্যকথা বলতে লজ্জা বোধ করেন না। নবীর স্ত্রীদের নিকট হতে 
তোমাদের কিছু চেয়ে নিতে হলে পর্দার আড়াল হতেই চেয়ে পাঠাও । তোমাদের ও তাদের দিলের পবিত্রতা 
রক্ষার জন্যে ইহাই উত্তম পন্থা । তোমরা আল্লাহর রসূলকে কষ্ট দিবে, তা তোমাদের পক্ষে কিছুতেই জায়েয 
হতে পারে না, না তার অবর্তমানে তার স্ত্রীদের বিবাহ করা তোমাদের পক্ষে যায়েয হতে পারে। বস্তুতঃ এ 
আল্লাহর নিকট অতি বড় গুনাহ । 


CG nl Sa SC, ০৪৭ 


চট সৰস সনত সর সরস রস সদ টি সন সিং সংসর সর দর সন সন সস সছ সর ের সর সস সং সং সর সিট সস সনদ 


Ce) 
bom 


৮০৫ 


I, Sa Sas SC 


082 


রা ৯১৯১ ৩৩ ২১২ পারা ২২ 


J Ss Sa) 


CG 


2222 


1৯৬৩ 


CRE” 
১০৫ 


0828) 


_ (সাথে দেখা সাক্ষাতের) 


Lad পপ জারা রা যারা Hh 
DE ১০১৯) ০2 তি 52 9902১ ৯ £ 
ছেলেদের না আর তাইদের ছেলেদের লনা আর তাঁদের ভাইদের না আর 

আজ 


রে BLN 24 2৫৮৮ AAA 
তাদের ডানহাতসমূহ মালিক হয়েছে (তাদের আর i EE না আর তাদের বোনদের 
(অর্থাৎ দাসদাসী) সাথে) যা (অপরীধ) নারীদের (অর্থাৎ 7 


51৩6 ৮6 ৮4 EE 2016) ৮1 CBG 
ধান এ 


সব উপর হলেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহকে 237 
ক 


4 ৫৯ Ke £ ? 2) &1 


কি ও আল্লাহ নিশ্চয়ই 


Se fC 0 


SC SHC Sa ao SC 


SBC acs Sats acs Sls Sats SG Sa Ss SC GS 


এবং 


ৰ 
i 
£8 


DD AE 
SC 


S 


৫৪. তোমরা প্রকাশ কর কিংবা লুকায়ে রাখ, আল্লাহ কিন্তু সব কথাই জানেন। 

৫৫. নবীর স্ত্রীদের ঘরে তাদের পিতা, পুত্র, ভাই, ভাইপো, ভাগ্নে, তাদের সাধারণ মেলামেশার স্ত্রীলোকরা এবং 
তাদের ক্রীতদাস আসা যাওয়া করবে,- ক ক যক 
তোমাদের দূরে সরে থাকা উচিত । আল্লাহ সব জিনিসের উপরই দৃষ্টিবান। ০০ 

৫৬. আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠান। 


ইনিই ইনিই ই লি ই ই হেরে ছু ছা TUK RT 


5 


2৬১৩ 


Sa CG SG SC Se iG 


তারপর দরুদ পাঠাও 


2155 প% ৮১৮১৮ ৮১৭ 4k 
৮৮৮ 5 2 95১) 08৬৮] 
যারা | 


ও আল্লাহকে কষ্টদেয় 


গাগা রা 


28d Ger 7721 
৮৫৬৬ 5 ৯১৯১। 
তাদের প্রস্তুত করে এবং আখেরাতে 
জন্যে রেখেছেন 


Oe Dac acs fe ac 


Re) 


22? 22 


5১6 ঠ ৩৮ 9১০% 
উর 4 BU 


অপবাদ রা বহনা ভালে 
নিশ্চয়ই 


Dc 


OC i aC, CS 


হেত 


এ 


হে ঈমানদার লোকেরা, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠাও১৯ | 

৫৭. যে সব লোক আল্লাহ এবং তার রসূলকে কষ্ট দেয়, তাদের উপর আল্লাহতা'আলা দুনিয়া ও আখেরাতে 
অভিশাপ করেছেন এবং তাদের জন্যে অপমানকর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। 

৫৮ আর যে সব লোক মু'মেন পুরুষ ও স্ত্রীলোকদেরকে বিনা অপরাধে কষ্ট দেয় তারা একটা অতি বড় মিথ্যা 
দোষ ও সুস্পষ্ট গুনাহের বোঝা নিজেদের মাথায় চাপিয়ে নিয়েছে। 


১৯. আল্লাহর পক্ষথেকে নিজ নবীর উপর 'সালাত' এর অর্থ হচ্ছে আল্লাহতা আলা তার প্রতি অসীম মেহেরবান; 
তিনি তীর তারিফ করেন, তার কাজে বরকত দান করেন, তীর নাম উন্নীত করেন এবং তারা প্রতি নিজের 
রহমতের ধারা বর্ষণ করেন। ফেরেশতাদের পক্ষথেকে তীর প্রতি “সালাতে'র অর্থ হচ্ছেতারাতার প্রতি 
অত্যন্ত মহব্বত রাখেন এবং তার অনুকূলে আল্লাহর কাছে প্রার্থনা করেন- যেন আল্লাহতা'আলা তাকে | 
অধিক থেকে অধিকতর উন্নত মর্যাদা দান করেন । মুমিনদের পক্ষথেকে তার প্রতি 'সালাতে'র অর্থ- তারাও | 
তার জন্য যেন আল্লাহর কাছে প্রার্থনা করেন যে, “আল্লাহতা'আলা তার প্রতি নিজের রহমত ধারা অবতীর্ণ 
করুন” । 


০ 


SC ae 


DB 
a 
EM, ভা, WH): হেত রা) হা) HAE, জে, রো, হো, হা, হাত হা, চে জং হা হা, জে KH হাঃ হে, 


টস 


০০0 


SS SC SS HTS 


oe 


IRS eee 


Chats Sn nce Sn tar” Sad, ms aC 


৮:5% এ O33 ও GH ES st 


তাদের উত্যক্ত তখন তাদের চেনা যে নিকটতর এটা 
যাবে 


CC, Sas SCs July Bolo Sas 


Ct, SC 


CC 


lo) 
Cm 


8৫ 


%/ 


সব 


০, 


ER )) রে এ$১১১৬% 


স্ব (সময়) কিন্তু. তার মধ্যে তোমার বশী 


325 / 15 2 oe 
- ১১ ১১৩৮৪) 1929 
(নিদয় ভাবে) হত্যা তাদের হত্যা ও তাদের ধরাহবে তাদের পাওয়া যেখানে 


E52 


হস 


eS 


[সত 
৮২ 
হী 

XN ৬ 
HS 


০৫ 


fy) 


5৫ 


ভারা অভিশত্তহবে 


সস 


SG fC 


. ৫৯. হে নবী! তোমার স্ত্রীগণ, কন্যাগণ ও ঈমানদার মহিলাদের বলে দাও, তারা যেন নিজেদের উপর নিজেদের 
চাদরের আঁচল ঝুলিয়ে দেয়২০ এ অধিক উত্তম নিয়ম ও রীতি । যেন তাদেরকে চিনতে পারা যায় ও তাদের 
উত্যক্ত করা না হয়২১। আল্লাহ ক্ষমাশীল ও দয়াবান। 

"৬০. মুনাফেক লোকেরা এবং যাদের মনে দোষ রয়েছে, আর যারা মদীনায় উত্তেজনাকর গুজব ছড়াচ্ছে, তারা 
' যদি নিজেদের এ কাজ হতে বিরত না থাকে তাহলে তাদের বিরুদ্ধে কার্যক্রম গ্রহণের জন্যে আমরা তোমাকে 
) প্রস্তুত করব। পরে এই শহরে তোমার সাথে তাদের বসবাস কঠিনই হবে। 

৬১. তাদের উপর চারদিকে হতে লানত বর্ষিত হবে। যেখানেই তাদেরকে পাওয়া যাবে, তাদেরকে পাকড়াও 
EES DiS hls 


"২০. অর্থাৎ চাদর দিয়ে উপর থেকে ঢেকে নেন। অন্য কথায় -মুখমন্ডল অনাবৃত রেখে না চেলা ফেরা করেন। 
"২১. “যেন তাদেরকে চিনিতে পারা যায়" -এর মর্ম হচ্ছে তাদেরকে এই সরল ও শালীন পোশাক পরিহিত দেখে 
প্রত্যেকে এ কথা বুঝে নেবেন যে, তারা সন্ত্রমশীলা সতী মহিলা, তারা উৎশৃঙ্খল ও খেলাড়ি স্ত্রীলোক নয় যে 
কোন দুরাচার মানুষ নিজের অন্তরের বাসনা তাদের দ্বারা পূর্ণ করার আশা করতে পারে। “তাদেরকে উত্যক্ত 
করা না হয়" -এর মর্ম হচ্ছে- তারা যেন অত্যাচারিত না হয়। I 
SOR RR ION HOR NN HR HR KOKO OK KOK DRM ROR OK OOK HK HC KOR ROKK তত 


[সস 


৮৮৫৫০ 


চে, 
LBD 


SG Sc SoC et 


টে 


এ 


জগ 


রি 


DAD রি SB, 


6 


Ci 


জেরি 
০) 7 


(গেসে সরস সনির 


এজাজ 
০৫ 


0 0S 


Salahe PC SG Oe CO CPG 


Cts Sty Sato Sa ots Sn Sa) 


LET ED 


৪৫ 

রর জলত্ত আগুন তাদেরজন্যে প্রত্তৃভকরে এবং অভিশাপ 

t রেখেছেন দেন 

nl 

ti ATA 1S NAD A 7 3s 7 7 £৮৫ 
হণ 22 9109 5 ৩১২ ৯) লী 
88| যেদিন. কোনসাহায। না আর কোল না 

be কারী অভিতাবক 

a ৫ ৫০৫ £241 5521 ও . 

8 ৬০ ডঃ ৩৯৯ এ . 

te তারাবলবে আগুনের 

ec 

185 


4 


A232 ৫ PANS ৮ 
০১৯৯০) ৩৮1 5 
রসূলের আমরা আনুগত্য ও 

করতাম (যদি) 


LRT) 


৬২. এ আল্লাহর স্থায়ী রীতি, পূর্ব হতেহ এ ধরনের লোকদের সাথে তার এই ব্যবহার চলে এসেছে। আর 
তোমরা আল্লাহর সুন্নতে কোনরূপ পরিবর্তন দেখতে পাবে না। 

৬৩. লোকেরা তোমার নিকট জিজ্ঞাসা করে যে, কেয়ামতের নির্দিষ্ট সময় কখন আসবে? বল, তার জ্ঞান তো 
আল্লাহর নিকটই রয়েছে; তুমি কি করে জানবে। সম্ভবত তা খুব নিকটেই উপস্থিত হয়ে গেছে। 

৬৪. সে যাই হোক, এ নিশ্চিত যে, আল্লাহ কাফেরদের উপর অভিশাপ করেছেন। এবং তাদের জন্যে জ্বলন্ত 
আগুন প্রস্তুত করে রেখেছেন, 

৬৫. যেখানে তারা চিরকাল থাকবে। সেখানে তারা কোন সাহায্যকারী বন্ধু পেতে পারবে না। 

৬৬. যেদিন তাদের মুখমন্ডল আগুনের উপর উল্টানো-পাল্টানো হবে, তখন তার! বলবে, “হায়, আমরা যদি 
আল্লাহ এবং রসূলের আনুগত্য করতাম!” 


RD 


রা চনহ, 


৪৪৪৯১০১৬৯১২১৯২১২১৭৬ ২০১১১১১১১১০ লুল SCARE 


০02৮ 


Sate 


0 Sty Sus SCS 


৫৫) 


G 


৮৫৮০০ 


Sl, So Su us 


Cats ০ 


Se 


la. 


এ. 


চু 


টি 


৫০৮) 


৮০ 


১১280 


Ss Se Su: 


Ot, Sat SS 


(5 


টি, 


. ৬৭. আরো বলবে “হে আমাদের রব! আমরা আমাদের সরদার ও নেতৃবৃন্দের আনুগত্য করেছি, আর. তারা 


তত্র RRR SR SK ERR RR RR 


৫৫৫ ৮ PA) 1 

সি ঞ ৮ ® 

89 ~~ | রি 
আমাদের 


র নেতা আমরা আনুগত্য নিশ্চয়ই হে আমাদের 
দের করেছি আমরা 
2 ঠা 46 CG 
(১০০৮৪ ৪21 গা 9) SS 
৮. দ্বিগুণ তাদের দিন হেআমাদের আমাদেরকে অতঃপর আমাদের 


25 ET ১৫৫ ও B35 0 Gs 


ত জচ 
যারা ওহে অভিশাপে 2০০৯৪ এবং 


এট), 56 ৩১৪৫ 10891 CIE GH 4৫ 
আল্লাহ 


তাকে অতঃপর মৃসাকে কষ্ট দিয়েছিল হি ঈমানএনেছ 


রর b 2 2 প (৪ ১0৫ ৫ 
৮৪5 8৬৯5 0 ৩৬ ০6 5 526 ৪ 


রত 


৪162৬ IB 126 2 0 185 না রিট, 


রর 
সঠিক ফথা তোমরাবল এবং আল্লাহকে তোমরা যারা 
ভয়কর 


2+ বিন Bg ১০2৫ পো PAT 2৫ 2, 2% 
টা 2.৬ 23 ৬৩ 5 / w 
৮৯৩৯১ ৩৪ 3 UA HN pS 


তোমাদের পাপগুলোকে তোমাদের মাফ করে এবং তোমাদের কর্মসমূহকে ৮ সংশোধন করবেন 


জন্যে দেবেন 


০৬2০ 1625৬ ৩৪ 4৮20 2 2 zi 1 5 


আমাদেরকে হেদায়াতের পথ হতে গোমরাহ করে রেখেছে। 


৬৬৮. হে আমাদের রব! তাদেরকে দ্বিগুণ আযাব দাও এবং তাদের উপর শক্ত অভিশাপ বর্ষণ কর” । 
ক্ুকু-৯ 


৬৯. হে ঈমানদার লোকেরা! সেই লোকদের মতো হয়ো না যারা মূসাকে কষ্ট দিয়েছিল। পরে আল্লাহ তাদের 
বানানো কথাবার্তা হতে তার নির্দোষিতা প্রমাণ করলেন এবং সে আল্লাহর নিকট সম্ানার্হ ছিল। 

৭০. হে ঈমানদাররা আল্লাহকে ভয় কর এবং ঠিক কথা বল। 

৭১. আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দিবেন এবং তোমাদের অপরাধ-সমূহকে ক্ষমা করে দেবেন। 
যে ব্যক্তি আল্লাহ এবং তার রসূলের আনুগত্য করে সে বড় সাফল্য লাভ করল। 


বিরট সাফলা সে সফল তাহলে তাররসূলের ও যে. এবং ৪ 
হল নিশ্চয়ই | 


eae ecene- ene eenn- ace tnecaene teen 0 neeee. bene, ene nace 


ওহে মর্যাদাবান আল্লাহর কাছে সেছিল এবং তারাবলেছিল এ বিষয় হতে [| 


সূরা আল-আহযাব ৩৩ ২১৭ পারা ২২ 
লেনের নেনে বেসে সে নেবেন 


০১ 
N 


সি 


০4744 


রর রি ৮2৫24 রা (7 ৯৫ 24 add ১৮ 

2৩৩ CN 2 GS 9 RE ০৬৪ 
এবং তাথেকে তারা ভম্মপেল আর ভা তারা বহশকরবে যে তারা অত:পর পর্বতমালার 

| করল 


সে 


এ 


ৰ 
১ 


{ 0) 


i) 


J 


CT 


সি 


রদ 


7 


ত 


৫৩ ৩255৩ 4191 2 ৮2551 ৪৬ ৫৮ 


মুশরিক পুরষদেরকে এবং  সুনাফিরুনারীদেরকে ও সুনাফিকপুরুযদেরকে আল্লাহ্‌ ১০১১১ 
স্তদেবেন 


2১ 25 পাও Ed 


826 


8 


2232 7 300272 Ar 2, ৪৮ / 1৮ 29? / 
Sins 4 2 


! 
৮৬৮৬ 
তর 
যু'মিনা নারীদেরকে ও মুমিন পূরুঘদের উপর আল্লাহ. ক্ষমাকরবেন এবং .মুশরির্কনারীদেরকে ও 


ডং 


ky 


পূ 
("] 


দে 


গুরুকে 


০6৯১ 1625৮ 40 6 25 ্ 
মেহেরবান ক্ষমাশীল আল্লাহ হলেন এবং I 


Ct 


মে 


"৭২. আমরা এই আমানতকে ২২ আকাশমন্ডলী, যমীন ও পাহাড়-পর্বতের সামনে পেশ করলাম |কিন্ত্ু তারা তা 
গ্রহণ করতে প্রস্তুত হলনা, তারা তয় পেয়ে গেল৷ কিন্ত মানুষ তাকে নিজের কাধে তুলে নিল। মানুষ যে বড় 
যালেম ও মূৰ্খ জাহেল তাতে সন্দেহ নেই২৩। 

৭৩. (আমানতের এই বোঝা গ্রহণ করার অনিবার্য পরিণাম হল) যে, আল্লাহ মুনাফিক পুরুষ, স্ত্রীলোক এবং 
মোশরেক পুরু ও স্্রীলোকদের শান্তি দিবেন এবং মু'মেন পুরুষ ও স্ত্রীলোকদের তওবা কবুল করবেন। বস্তুতঃ 
আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান। 


০২৯৫৮৫৯2114 


পেলে 


fou 


0 


or 
শপে 


92989০89৮55 ২9 8১7৮4 5 ভা 25 ড/ he) ১৮০০ ০5 89595 RE) হি, LEB SB) 


পপ 


২৯. "আমানত" এর অর্থ সেই দায়িত্বভার যা আল্লাহতা'আলা মানুষকে তার পৃথিবীতে ক্ষমতা ও জ্ঞান-বুদ্ধি দান 


করে অর্পণ করেছেন। রঃ 
২৩. অর্থাৎ এই দায়িত্বভারের ধারক ও বাহক হয়েও নিজের দায়িত সম্পর্কে সচেতন নয় এবং আমানতের দায়িত্ব [8 
ভংগ করে নিজের উপর নিজে অত্যাচার করে। 5 


I 


পপ, 
টু 


টি) 


0) 


৪১৬০৯ ০ 


পে 
নো] 


১১22০252৩5৮25252925255552525255-2-525525252555-527-5292527-55572525755575250555552527552525272 
শব্দার্থে কুরঃ-৬/২৮ 


(00-2 


LM নিও Rs 
০৫ 


ডে, 


টির 


fs Sats Sas SS 


রর 
ৃ 


টি, 


হে, 


Sa, SoC. Oa, Sa eC 


LB সিসি, 


LHe তি IB TD CDAD BBD COB ID, 


টি 


রত 


hice Ss) 


OG Sa FG 


৬ 


টাল 


নামকরণ 


১৫ নং আয়াতের .... ৯1 = ৪7 বাক্য হতে নাম গ্রহণ করা হয়েছে । অর্থাৎ 
এটা সেই সূরা, যাতে 'সাবা'র উল্লেখ রয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


এ সূরাটি নাযিল হওয়ার সঠিক সময়-কাল যে কি, কোন নির্ভরযোগ্য হাদীস হতে তা জানা যায় না। তবে এর 
বর্ণমাভংগি হতে জানা যায় যে, তা মক্কী জীবনের মাঝামাঝি সময় অথবা প্রাথমিক পর্যায়ে নাযিল হয়েছে। 
মাঝামাঝি সময়ে নাযিল হয়ে থাকলে তা সম্ভবত সেই সময় ছিল যখন কাফেরদের পক্ষ হতে যুলম নিপীড়ন 
তীব্রভাবে শুরু হয়নি। তখনো শুধু হাসি, ঠাট্টা-বিদ্রপ, গুজবের যুদ্ধ, মিথ্যা অভিযোগ ও সন্দেহ সৃষ্টি দ্বারাই 
ইসলামী আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করা হচ্ছিল। 


বিষয়-বস্তু ও মূল বক্তব্য 


নবী করীম সেঃ)-এর তওহীদ ও আখেরাতকে বিশ্বাস এবং তাঁর নবুয়্যতের প্রতি ঈমান আনার দাওআ'তের 
উপর ঠাট্টা-বিদ্রুপ ও অর্থহীন অভিযোগ আকারে কাফেররা যেসব আপত্তি প্রকাশ করতো এ সূরায় তারই জবাব 
দেয়া হয়েছে। কোথাও সে সব আপত্তির কথা উল্লেখ করেই তার জবাব দেয়া হয়েছে কোথাও ভাষণ বিশ্লেষণ 
হতেই এ কোন ধরনের আপত্তির জবাব তা আপনা-আপনি বুঝতে পারা যায়। জবাব সমূহের বেশীর ভাগ দেয়া 
হয়েছে ওয়াজ-নসীহত ও যুক্তি-প্রমাণ রূপে যেন প্রকৃত ব্যাপারটি সহজে অনুধাবন করা য়ায়। কোথাও কোথাও 
কাফেরদেরকে তাদের হঠকারিতার মারাত্মক পরিণতির কথা বলে ভয় দেখানো হয়েছে। এ প্রসংগে হযরত 
দাউদ ও সুলায়মান (আঃ) এবং “সাবা' জাতির কাহিনীও পেশকরা হয়েছে । বলা হয়েছে যে, লোকদের সামনে 
ইতিহাসের এ দুটো উজ্জল নিদর্শন স্পষ্ট হয়ে রয়েছে। এক দিকে হযরত দাউদ ও সুলায়মান (আঃ) রয়েছেন, 
আল্লাহ তাদেরকে বড় শক্তি ও প্রতাপ প্রতিপত্তি দান করেছিলেন যা ইতিপূর্বে খুব কম লোককেই দেয়া, 
হয়েছিল । কিন্তু এসব কিছু লাভ করে তারা অহংকার ও আত্মগৌরবে নিমজ্জিত হননি। তারা নিজেদের আল্লাহর 
বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পরিবর্তে তার শোকর-গুযার বান্দা হিসেবে জীবন-যাপন করেছেন। আর অপর দিকে 
'সাবা' জাতি রয়েছে । আল্লাহ যখন তাদেরকে নিজের নেআ'মত দানকরলেন তখন তারা অহংকারে স্ফীত হয়ে 
উঠলো এবং শেষ পর্যন্ত এমন ভাবে চূর্ণ-বিচূর্ণ হয়ে গেল যে, তাদের কাহিনীই শুধু দুনিয়ায় অবশিষ্ট রয়ে গেছে। 
এ দুটি দৃষ্টান্ত সামনে রেখে তোমরা নিজেরাই বিবেচনা করে দেখ, তওহীদ ও আখেরাত বিশ্বাস এবং 
নে'আমতের শোকর এর ভাবধারায় যে জীবন গড়ে-ওঠে তা উত্তম, না কৃফরী-শিরক, পরকাল অবিশ্বাস ও 
দুনিয়া-পৃঁজার ভিত্তিতে যে জীবন গড়ে ওঠে তা উত্তম? 


[| 
লুক 


১৫০) 


29 দে 2 ৮ UJ 
রি (7৮) or 4) 
মন্ধী সাবা সূরা (৩৪) চুয়ান্ন তার আয়াত 

(সংব্যা) 


Sa SC BC Sly BCs তল, 


sill 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (গুরু করছি) 


256 ১1৮৩ ধ| eC 2% ) 
০৪০) 3 ৩১৬১০ ১৩4 GW প্র) ৩০০ 
তারই যিনি আল্লাহর 

পৃথিবীর আধ বি আর আকাশ মলির (আস) কিছু (মালিকানায়)(এমন সবা)জলো 
রণ DTA TA 22 «জা ৮9৯1 2 


৩ 945 29০ 2 2১৪০৯ G 


Cl Ss SN 


Jay 


টি, 


IB 7D তি 
DiC SC SC, Sa Sats Salo Sa, nC Sl, Bl hl 


GC DC. সহস্র 


৮ 
প্রবেশ করে যা তিলিজানেন খুবঅবহিত প্রজ্ঞাময় . তিনিই এবং পরকালের 
প্রশংসা 


কিছু 
৫ ৪ গে ৮:16 122 2225 275 
£ গা ওঠ 0% ৩ $৩5 ALI ০০9 ও 
ঘা আর আকাশ থেকে অবতীর্শহয় যা এবং তাথেকে বেরহয় যা আর পৃথিবীর মধ্যে 
কিছু কিছু কিছু 
EAMES ued 2222. AEE Ss রত L/D. P92 
2১5 ০0 9 Oj) (9৯ sd ৪ রে 7৯ 
যারা 


2) 
বলে এবং ক্ষমাশীল মেহেরবান তিনিই এবং তারমধ্যে উথিতহয় 


পেরেক তর 2৮6. 1 HEA CE A 325 
AEDES G55 46 ৩১ ৮৪০৩ CHE S11 
অবশ্যই আসবেই 


৪৫ 
রা 
রর 
হর 


পচ. 
টি, 


CSG SSCS onl hCG) 


আমাদের উপর (কেন) কুফরীকরেছে 
তোমাদেরউপর আমার শপথ কেন দা বল কিয়ামত ১৬৫০ রর 


Sac Sly Ss uC Sal Say SO Se 
OR ee On 


DY 


Se 


ক্ুকু-১ ৃ 

১. প্রশংসা সেই আল্লাহ্‌র জন্যে, যিনি আকাশ-মন্ডলী ও যমীনের প্রত্যেকটি জিনিসের মালিক. আর পরকালেও 
তারই জন্যে প্রশংসা । তিনি সুবিজ্ঞ ও সর্ববিষয়ে অবহিত। 

২. যা কিছু যমীনের প্রবেশ করে, যা কিছু তা হতে বের হয়ে আসে এবং যা কিছু আসমান হতে অবতীর্ণ হয় 
এবং যা কিছু তাতে উথ্থিত হয়- প্রত্যেকটি জিনিসই তিনি জালেন। তিনি দয়াবান ও ক্ষমাশীল । 

৩. অবিশ্বাসীরা বলে, ব্যাপার কি, আমাদের উপর কেয়ামত আসছে না কেন? বল, আমার গায়েব-জানা রবের 
শপথ, তা তোমাদের উপর অবশ্যই আসবে। 


পা 


৫৮ 


০ 
ha 


SE eG BCs Sat, 5 Sas SC af 


১১০১২১৯৯১১১ 


সূরা আল- সাবা ৩৪ ২২০ টা 


৯৮০ ও Le 2০ ও ২ সু 


আকাশসমূহের মধ্যে ৬৭ কিছু) তার থেকে লুকায়িতআছে না অদৃশ্যের (আমাররব) 
এ 3 


= ৫ BAL শর্ত তা রত ! 5 (2 ee তা 2? পর 
5৭] এর্দি তত 2 ১৩০৮2 ১) 5 ০৮১৯ ৯) 5 


মধ্যে কিন্তু বৃহত্তর না আর সেটার চেয়ে ক্ষুদ্রতর না এবং পৃথিবীর মধ্যে লা আর 


সস 


Lo SoC Sec OC ac, BC 


3 


০2820: 


Ly Me Ay) 


টস 


এ, 


চস 


CRRA ORR 


0 


2 


GC 


তর 


টে 


০) 


BID ODD, 
০০৫ 


Salo So Se SC SCs SC সত 


এফএ AD 


180) 


(124 ANAK শি 2? Lai 32. টে 
DAL dP ৬১৮১৯ ss ৬৮৩ ০ এ 


দেয়া হয়েছে যাদের জানে এবং 


৮০০৫৫ 


Sats Cs OCs SC. SC OC OC SG SC Sule uC Sl 


টিটি, 


শখের দিকে পথ দেখায় এবং সত্য ভা তোমার'ব্রবের পক্ষহতে 


GM) 
Sa SC al Sul SC 


টি 


ঠা, 


Ct nC, BC 


০৮০৮৫ 


এক অণু পরিমাণ জিনিস তার নিকট হতে না আকাশ মন্ডলে লুক্কায়িত রয়েছে, না যমীনে; না তা হতে বড় 
কোন জিনিস, না তা হতে ক্ষুদ্র । সবকিছু এক স্পষ্ট কিতাবে লিখিত আছে। 

8. আর এই কেয়ামত আসবে এ জন্যে যে, আল্লাহতা'আলা পুরস্কার দান করবেন সেই লোকদেরকে যারা 
ঈমান এনেছে ও নেক আমল করেছে। তাদের জন্যে ক্ষমা ও সম্মানজনক রেয্‌ক রয়েছে। 

৫. আর যারা আমাদের আয়াত-সমূহকে হীন প্রমাণের জন্যে চেষ্টা করেছে তাদের জন্যে জঘন্য পীড়াদায়ক 


আযাব রয়েছে। 


৮৫ 


(of Sr 


HG ) 


৫৪ 


টস 


IB কি জি 
haa 


SEER OS OOO EO SE OETA 


(-) 
£8| ৬. হে নবী! জ্ঞানবান লোকেরা ভালভাবেই জানে যে, তোমার রবের তরফ হতে যা কিছু নাযিল করা হয়েছে তা 
২] পুরোপুরি হক এবং তা পরাক্রাস্ত মহাপ্রশংসিত (রবের) দিকে পথ দেখায়। 


০ 


RRR ROR SRR RES RS RS SR SN SR SRR RRR SR RR OR RR RRR RS SR OR SRR SR SRR দেই ই 


সূরা আল- সাবা ৩৪ ২২১ পারা ২২ 


৮৫৩১০ 


৬ 


acucucn-n un 


& ACH 49 এ OM ONE 


৮12 ৩৯ 
জ্বিন ০১৪ মিথ্যা আল্লাহর উপর 


nna 


224 


না ১ র করেছে কি (অর্থাৎ পুলকিত হা টি 
bo Io শিক 22. ৯৫ 

৩০০ 9 ১ ৫৩) ও 8৯১৩ 5558 3 ৩:৯৭ &৪ 
বিভ্রান্তির এবং শাস্তির মধ্যে  আখেরাতকে বিশ্বাসকরে না যারা বরং 


(রয়েছে) 
5 PL? 327 Dr 


AAS CG ৭9১৪1 ৩৫ ও 3) x রে 6৬ 


তাদেরপিছনে যা এবং সামনে (তার) দিকে তারাদেখে 
কয) যা 
205 


০ % ৪৮ রি ৩) ed 5 


দা আমরা 


জজ 


শে 


I) 


"a" 


anus au us acne nm" 


-৪1)১ ও ও রি 


এর. মধ্যে নিশ্চয়ই আকাশ থেকে রাজি খণ্ড 
(রয়েছে) 


ররর 


25-5-5-02022-0-8-8 


৭. অবিশ্বাসীরা লোকদেরকে বলে, “আমরা তোমাদেরকে এমন ব্যক্তির কথা বলব, যে খবর দেয়, তোমাদের 
দেহের প্রতিটি অনুকণিকা যখন ছিন্ন ও বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন তোমাদেরকে নতুন করে পয়দা করা হবে? 
৮. জানিনা, এ ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা রচনা করছে কিংবা তাকে পাগলামীতে পেয়ে রসেছে?” না বরং যারা 
পরকাল মানে না তারা আযাবে নিমজ্জিত হবে । আর তারাই অতি মারাত্মকভাবে বিভ্রান্ত হয়ে রয়েছে। 

৯. তারা কি সেই আসমান যমীন কখনো দেখেনি, যা তাদেরকে সামনে ও পিছন হতে ঘিরে রয়েছে? আমরা 
চাইলে এদেরকে যমীনে নিমজ্জিত করে দেব কিংবা আসমানের কিছু টুকরো এদের উপর ফেলে দেব । মূলতঃ 
এতে একটি নিদর্শন রয়েছে এমন প্রত্যেক বান্দার জন্যে যে আল্লাহ্‌র দিকে রুজু করতে প্রস্তুত । 


nuns onan nonce 


সূরা আল- সাবা ৩৪ ২২২ | পারা ২২ 


৩০, 


cd 


স্প্ুস্ঠ 
rats 


0) 


ন পু ॥ 2 পৃ ৮৮ 

385 9 ৬৩০ 5 

কে উস নিশ্চয়ই বর 
রণ পার্ট 2. ৮০ £ 
525০ 3 JL 


এবং তারসাথে আনুকূলা কর {এবং নলে ছিলাম) 
হে পর্বতমালা 


শর 2/2 ৫ পাও পাঠ 
রে Z নে 
(নিখুত) তুমি নির্মাণ (এবং নির্দেশ 
কর দিয়েছিলাম 


বর্ম সমূহের 
৫5৮ ১৫9৫ / 


৮০ OPN 


EOC CCT 


PPA © 


Oy 


tr 


0 


raha 


724 G24 Cease OG 92% (44°22 
| 5 ০১৪৯ >) ১৮৪৯ ১১১৬৪ 
এবং একমাসের তারসন্ধাকালীনচলা এবং একমাসের তারপ্রভাতেচলা 

করি (অর্থাৎ সে একমাসের পথ এক সকাল বা এক সন্ধায় অতিক্রম করত) 


51705] 


পিস 


৬৮ 2 ৩৮ পাঠা FIG 5৮ দি ৮ ১3 
৮8 ৯৩ BL ৫৫ তু 02 U3 G2 5 5) 


তাররবের অনুমতি ক্রমে তার সামনে বিল জি হাহ 


টিপস CCE 


সস 


রুকু-২ 

১০.. আমরা দাউদকে নিজের নিকট হতে বিপুল অনুগ্রহ দান করেছিলাম ৷ (আমরা হুকুম দিলাম যে,) হে 
পাহাড়, তার সাথে আনুকূল্য কর । (আর এই হুকুম আমরা) পক্ষীকৃলকেও দিলাম । আমরা লোহাকে তার জন্যে 
নরম করে দিলাম । 

১১. এই নির্দেশসহ যে, বর্মগুলো বানাও এবং তার আকার পরিমাণ মতো রাখ। (হে দাউদের বংশধর!) নেক্‌ 
আমল কর 1 যা কিছু তোমরা কর তা আমি দেখতে পাচ্ছি। 

১২. আর সুলায়মানের জন্যে আমরা বাতাসকে অধীন ও নিয়ন্ত্রিত করে দিয়েছি, সকাল বেলা তার এক মাসের 
পথ চলা এবং সন্ধাকালে তার এক মাসের পথ চলা১ । আমরা তার জন্যে গলিত তামার বর্ণা প্রবাহিত করে 
দিয়েছি। এবং এমন সব জ্বিন তার অধীন অনুগত করে দিয়েছি যারা তাদের রবের হুকুমে তার সামনে কাজ 
করত। 


দি 


25175772355 


ECC 


be 


Cre 


নিস 


সিসি 


অর্থাৎ বায়ুকে হজরত সুলাইমান (আঃ) এর এমন অনুগত করে দেয়া হয়েছিল যে তিনি যখন চাইতেন 
বায়ুকে তার অনুকূলে দ্রুত প্রবাহিত করিয়ে এক সকাল বা এক সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতে 


এরি 


Cl আল- সাবা ৩৪ ২২৩ পারা ২২ 
চ2৮-০০:১-৩-০:১০:০:০-০-৩-০০-৩০৬ NC স্তর 


দু 


5 টা পি কে রিতার ভুগে হর রিল তা 
০৩ রাতের 55 হি | ৩৮ ও FR 5০5 
শান্তি তাকেআমরা আমাদের হতে তাদের অযান্যকরত যে আর 

আহ্বাদনকরাভান নির্দেশের মধ্যক্যর 


57:08 


রে 


SOE 2 ০৪০৬ 92 8৪ 6 এ ৩৯০ 


(প্রাণহীন বস্তুর) ও ৮ যেমন সেইছে যা তার তারা তৈরীকরত 
প্রতিকৃতিসমূহ 


রি? 


EERE AE) 
সিসি 


১ 
সে 


৬ 
সপে 


8, 
সি 


555 0 ঠি। ১৯৯৯ 29৩85 ৬1 


(হে) আরও বলেছিলাম) বে নর এবং হাউযসদৃশ 
বংশধররা তোমরা কাকর 


ভি ৩০ ৫ ৯৩৪ 5 (৩2 92 


অতঃপর 
যখন 


2১০6৮ 
LLL 


৪৯৯০০) 


০২ 
ata 


যো 
0626০. 


টে পরত, 
4615 ৯), 75৯০ ৬৯ 
পোকা কিন্তু তারমৃত্যু সম্পর্কে 03 li 


8. 
পলিসি 


নস 
2 ১ 
3. এর 
[১] 
3 
টী 


b 
sie 


0৫1 


ত 
রাস 


CG 


তাদের মধ্যে যে আমার হুকুম অমান্য করত তাকে আমরা জ্বলন্ত আগুনের স্বাদ গ্রহণ করাতাম। 
১৩. তারা তার জন্যে তাই বানাতো যা সে চাইত; উচু-উচু ইমারত, ছবি প্রতিকৃত্বি’২ বড় বড় হাউজ-থালার 
আতর হি হারা ভি রে রর ভার শোকর করার নিয়মেও 
কাজ করতে থাক, আমার বান্দাদের মধ্যে শোকর-গুযার খুবই কম। রি 
১৪. পরে সুলায়মানের জন্যে যখন আমরা মৃত্যুর ফয়সালা জারী করলাম, তখন জ্বিনদেরকে তার মৃত্যুর খবর 
জানাবার জন্যে “ঘুণ' ছাড়া আর কোন জিনিসই ছিল না, তা তার যষ্ঠিকে খেয়ে ফেলছিল। 


{ty 


টি 


0০ 


চি 


ও, 
12) প্রাঃ 


পের 


৮৪ 


Ct 


চিত্র অর্থে মানুষ বা পশুর চিত্র হওয়া জরুরী নয়। হজরত সোলায়মান (আঃ) হযরত মূসা (আঃ)-এর 
শরীয়তের অনুসারী ছিলেন এবং হযরত মূসার শরীয়তে কোন জীবের চিত্র তৈরী করা সেরূপ ভাবেই হারাম 
ছিল যেমন রসূলুল্লাহর শরীয়তে তা হারাম । 

অর্থাৎ কৃতজ্ঞ দাসের মতো কাজ করো । 


উল 


লে 


রস 


tate 


9 


52০252০০225 ORC RCC OR RC C3 OCC ১ ৮১ ৮১ ৪১ 2১ ও ভ ৪ শি ভি চি 


সূরা আল- সাবা ৩৪ ২২৪ পারা ২২ 


[সং এসি of নিন এ নি নি of of Eo} 


2085655777655-855-6-65555-656-6-5--65-2--2556-0-2--6-৭-ত- তত 


2 A ৩৪০৩ 8৫ 6 ০৫2 247 টি টি 

এ ৩৯৮৩ 1৮6 Poon ৬৪ = 6 

৪৫ ৬৬ শি ৬৩ ৬ 

রি ভারাজানত যদি যে জি্নিরা পরিষ্কার ভাবে সে পড়ে অতঃপর 

ও আদতে লে সত 

Bt ৩ » ০৫ 

Bl ৮172 2 ৫৫ থে ০2 ন্‌ 5% পাপ 
AEE OE COU SG ও 9৮ ৩ এ 
| ছিল নিশ্চয়ই লাঞ্চনাদায়ক শান্তির . মধ্যে তারাঅবস্থান না অদৃশাবিষয়ে 
হত করত ঃ 
হত 1 Ed পা ৩৩ ৮ 
12224 AE নর 
[| . ঞ ঞ 
৯০৬৯5 ei OF ডা আভা শত ও ৯৪ 
টু A ee 
হত বামে ও ডানে দুটিবাগান ৪ তাদের বাসভূমির মধ্যে ৮৮৪, ke 
ts 6 6 s 2 2 ০98. 

ta ৫ ৮৮৬ রত 12222 পরা পর 25 / ৩ রর চে 2 ৩ 

প্রা ও হল EUS ৮৭৩৯৮ 2889025৩৪16 EE 
৪০৫ 

| এবং উত্তম পবিত্র (এই)দেশ  তীারজন্যে তোমরা ও তোমাদের রিয্্‌ক থেকে (বলেছিলাম) 
ta রবের 

Blt শোকরকর ভোমরাখাও 

তর 2 পরা পা ১৮ শর্ত 25 পরস্পর £ 248০৫ 9/7 

Rl রর রি হু - a 

ডু 2! (৯ (৮৩১৩ CEA 12৮৬ (১১৯৮ 2) 

হা] ই, তাদেরউপর আমরা তাই তারা কিন্তু ক্ষমাশীল রব | 
ঠ iii led টি রঃ রি মুখ ফিরাল te 
te] ০ ত FOE দরে 22৫৫৮ HER LAA E 
3 55 65 025 ৬৬ ০৪৪০ LSE 
2৫] এবং রর ূ্‌ গান তাদের দু'টি তাদের আমর! এবং | 
: রি Hu A ৪ ঘারে পাল্টে দিলাম শু 
tell 1৯৫৫ ১91 পর্ণ 11৮1 নি 5 5 2% SL 5৫ ৃ 
Rl রি রত তিরিশ ঞ তি. ৫ IAS 
515 6০৮৮ ৬১১ 9০৯৪ 2৩ ৩৪ 5৬০ $ ০ 

রি তারাকুফরী এ তাদের আদর! এটা লা কুলগাছ কিছু ও ঝাউগাছ | 
রর করেছিল কারণ প্রতিফল দিই A | 
এই ভাবে সুলায়মান যখন পড়ে গেল তখন জিনদের নিকট এই রহস্য উদঘাটিত হল যে, তারা যদি গায়েব টু 
৪8| জানত তা হলে এই লাঞ্চনার আযাবে তারা নিমজ্জিত হয়ে থাকত না। 

2 ১৫. 'সাবার' জন্যে তাদের বসবাসের স্থানেই একটি চিহ্ন বর্তমান ছিল, দু'টি বাগান ডানে ও বামে৪ ৷ তোমরা £ 
£8 তোমাদের প্রতিপালকের দেয়া রেযৃক খাও এবং তার শোকর-গুযারী কর। (এই) দেশ খুবই উত্তম-পবিত্র এবং | 
£৫/| পরোয়ারদেগার হলেন ক্ষমাশীল । e 
[| রি # 

তি ১৬. কিন্তু তবুও তারা মূখ ফিরিয়ে নিল। শেষ পর্যন্ত আমরা তাদের উপর বাধ-ভাংগা বন্যা পাঠিয়ে দিলাম এবং ¢ 
্ তাদের পিছনের দুটি বাগানের পরিবর্তে অপর দুটি বাগান তাদেরকে দিলাম, তাতে তিক্ত-কটুফল ও ঝাউ গাছ 
£8| ছিল এবং কিছু পরিমাণ কুল গাছও। রর 
ই] ১৭. এ ছিল তাদের কুফরীর প্রতিফল -আমরা তাদেরকে দিলাম। ¢ 
হত ৪. এর অর্থ এই নয় যে সারা দেশে মাত্র দুটি উদ্যান ছিল । বরং এর মর্ম- 'সাবার' সমগ্র ভূমি উদ্যান বনে ce 
Ra গিয়েছিল । মানুষ যেখানেই দাড়াতো তার ডাইনে বা বামে উদ্যান দেখা যেত । ke 
Fn SRR RR RR OR RRR HOR RRO ESC RRS “RNR NCE ARN Ne RRR Rn 


আই =a =U aE SO RC Lo) 


(12 65%) S$) G RL) 


Petts 


৫৬ ও 5 5 ৫ ৫ রা 52) 


রা তারমধ্যে আমরা'বরকত তি জনবসতি 
দিয়েছিলাম গুলোর 


$09 Gs Sis 24 


Sl 


তাক 


০2) 


৮০৯৬৪ 


51 ৮৫৮ 
ত ৬৬ ৫০ | 
মাঝে দুরত্ব হেআমাদের | 
২ SS বাড়াও 5 


lo) 
bat 


Ip, a Su Uo) চট: 


laf Ra, 


‘ আর অকৃতজ্ঞ মানুষ ছাড়া এমন প্রতিফল আমরা আর কাউকে দিই না। 


১৮. আর আমরা তাদের ও তাদের বসতিসমূহের মাঝে- যে গুলোকে আমরা বরকত দান করেছিলাম- প্রকাশ্য 
বসতি স্থাপন করে দিলাম । এবং তাতে সফরের দূরতু একটি পরিমাণ মতো রেখে দিলাম৫। চলাফেরা কর এ 
মব পথে রাত-দিন, পূর্ণ শান্তি ও নিরাপত্তা সহকারে। 


১৯. কিন্তু তারা বলল, হে আমাদের রব! আমাদের সফরের দূরত্ব দীর্ঘ করে দাও৬। তারা নিজেরাই নিজেদের 
উপর যুলম করল । 


“বরকত-পূর্ণ জনপদ” অর্থাৎ সিরিয়া ও প্যালেষ্টাইনের এলাকা । 'প্রকাশ্য বসতি’ অর্থাৎ এরূপ জনপদসমূহ 
যা সাধারণ রাজপথের পাশে অবস্থিত ছিল, যা কোন দূরবর্তী স্থানে নির্জনতায় লুকানো.ছিল না। এবং 
সফরের দূরত্ব সমূহকে পরিমিত রাখার অর্থ ইয়ামান হতে সিরিয়া পর্যন্ত সমগ্র সফর ক্রমাগত বসতিপূর্ণ 
এলাকার মধ্য দিয়ে অতিতত হতে, যার প্রতিটি মনযিল থেকে পরবর্তী মনযিলের দূরতু জানা ও নিদিষ্ট 
ছিল। 

তারা মুখে এরূপ দোয়া করেছিলেন এরূপ নিশ্চিত নাও হতে পারে। অনেক সময় মানুষ বাস্তবে এরূপ কাজ 
করে যার দ্বারা মনে হয় যেন সে নিজের সরষ্টাকে এই বলছে যে- 'যে নে'আমত তুমি আমাকে দান করেছ 
আমি তার যোগ্য নই'। আয়াতের ভাষা দ্বারা একথা স্পষ্ট-পরিষ্কার ভাবে বুঝা যায়, সে কওম নিজেদের 
জনবসতির আধিক্যকে নিজেদের জন্যে এক আপদ বলে মনে করে কামনা করছিল- যেন বসতি এতটা 
হ্রাস পায় যাতে সফরের মনযিলগুলো দূরে দূরে অবস্থিত হয়। 


নি হত নল 


1৯-2০-৫০৮৫ 


সরস 


এড 


2 


শা 


Rs eR RS RR SO RN CS RSC x a SCR তুলল 
শহার্থ কুরঃ-৬/২৯ 


টে 


৫ 


(৫ 


C Sa SS 


2 3dr 


27 


Ce 


৫ 


SCs SC Sn Sls fa 


পরের ০) 


BADD 


LAM A A) (Ms) 
Sac Sate D0 Sc Sac, Jace DC dacs ‘ats dacs Dc, Sc: fC 


8982 


টি 


শেষ পর্যন্ত আমরা তাদেরকে "গল্প" বানিয়ে রাখলাম এবং তাদেরকে একেবারে ছিন্ন-ভিন্ন 
করে দিলাম। নিশ্চয় এতে অনেক নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে অতি বড় ধৈর্যশীল, ও শোকর 
আদায়কারী । 
২০. তাদের ব্যাপারে ইবলীস নিজের ধারণাকে নির্ভুল পেল এবং তারা তারই অনুসরণ করল, -অল্প সংখ্যক 
লোক ছাড়া, যারা মু'মেন ছিল। 
২১. তাদের উপর ইবলীসের কোন কর্তৃত্ব ও আধিপত্য ছিল না। কিন্তু যা কিছু হয়েছে তা এ জন্যে হয়েছে যে, 
কে পরকাল মানে, এ ব্যাপারে সন্দেহ পোষণ করে তা আমরা বান্তবভাবে দেখতে চাই । তোমার রব সব 
জিনিসেরই সংরক্ষক । 


5) 


কা 
Ho 


Cs nl ) 


নস 


চু 
ns 


৫ 


টা 


00 


৯৮১৬ 


ৰ 


১১১১০০০০১১০ ১ 


সূরা আল- সাবা ৩৪. ২২৭ ্‌ পারা ২২ 


হল A I a) 


a> 


0 Ae 2 cll ৩১, 33 a ঠা 1231 
১০0 তোমর (ইলাহ) দে €মোশরেক্দরেকে) (হেনবী) 
2-গপ 


ঠ ৬ 


7০৩ *£ ৩3 ৩2 eC Rie 


ফলপ্রসূহবে না এবং 


(০ 2298০) 


পর 
(রশ 


পি 
[সালেহ 


সি 


টনটন টন 


টির 
BB 


৮০০৮: 
সস 


এ 
নি 


হস 


এদুয়ের 
(মধ্যে আছে) 


৫9 


Jo 
সস 


Co 


2৮৮৬5 ENS 
of ঠি | 5 2955) 


কোন সুপারিশ 


৩০০ 
মা UG ডি 0$ 120 Hl EAC 
হযে নন কিরে) অত 

94 


মহান শ্রেষ্ঠ 


CRA 
ERD, 


CC CW CO RC 


সি 


রুকু-৩ 
২২. (হে নবী এই মোশরেকদেরকে) বল, তোমরা তোমাদের সেই মা'বুদদেরকে- যাদেরকে তোমরা আল্লাহর 
পরিবর্তে নিজেদের মাবুদ মনে করে নিয়েছে- ডেকে দেখ! তারা না আকাশমন্ডলে এক তিল পরিমাণ জিনিসের 
মালিক, না যমীনে ৷ তারা আসমান ও যমীনের মালিকানায়ও শরীক নয়। তাদের কেউ আল্লাহর সাহায্যকারীও 
নয়। 

২৩. আর আল্লাহর সমীপে কোন শাফায়াতও কারো জন্যে কল্যাণকর হতে পারে না, সে ব্যক্তি ছাড়া যার 
জন্যে আল্লাহ সুপারিশ করার অনুমতি দিয়েছেন। এমনকি শেষ পর্যন্ত যখন লোকদের দিল হতে ভয়-ভীতি দূর 
হয়ে যাবে তখন তারা (সুপারিশকারীদের) জিজ্ঞাসা করবে যে, তোমাদের রব কি জবাব দিয়েছেন? তারা 
বলবে, সঠিক জবাবই পাওয়া গেছে। আর তিনিতো অতীব মহান ও শ্রেষ্ঠ । 


নি সরে 


১4৮০০ 


1 
র 
ৃ 


তা 


এ, 
রি 


পেল 


CE 


Sas Ss Sas Sy als Sas 


সূরা আল- সাবা ৩৪ ২২৮ পারা ২২ 
EAE TEESE TACT SESSA RRR FARRAR ARE RARER RED RRR En nS 


[SE EE oo) 


457 


BG SC SG SS 


কে 


5s 5 ড়? 5 র্যা 


2৮2১৮৯৮১১৮১ 


০৮০০৮০৮০৪৫৪ ৪৫ 


করেছি 
(4 


26 2 5 ECE 2 2 GS ৫৫22 


C Sats Sue hs Sule SC ls Sad Sat Sal SO SOS SOS 


by) LE 2 92৫ 5 201 52 9: 


bd পরদিন নাই এবং প্রজ্ঞাময় কা আল্লাহ রঃ বরং 


৫ 


নিও 


3 


) 


G Sls SC 


17৫8 


১ 


ভি 4 ALAA LIL 624 
(১ ১ LN 694৫ ৬৩ ১1৬৫ ৬০১ 
) ১) 50 t 5 170৩ » ১1758 ©, 
না ল্যোক অধিকাংশ কিন্তু EPA ও সুসংবাদ মানৰ জাতির 
রূপে দাতারূপে _ (জনো) 


eS So Sus Sus Ss So So Ss Sn 


২৪. (হে নৰী) EERE EEG AF 

“আল্লাহ” এখন নিঃসন্দেহে তোমাদের ও আমাদের মধ্যে কোন এক পক্ষই হেলাযাতের পথে কিংবা পুষ্প 
গোমরাহীতে নিমজ্জিত হয়ে রয়েছে”। 

২৫. এদেরকে বল, “আমরা যে অপরাধই করে থাকি সে বিষয়ে তোমাদের নিকট কৈফিয়ত চাওয়া হবে না। 

আর যা কিছু তোমরা করছ সে জন্যে কোন জবাব আমাদের নিকট চাওয়া হবে না।” 

২৬..বল, “আমাদের রব আমাদেরকে একত্রিত করবেন। অতঃপর আমাদের পারম্পরিক ব্যাপারে ঠিক ঠিক, 

. ফয়সালা দান করবেন। তিনি এতবড় বিচারকর্তা যে, তিনি সবকিছু জানেন” । 

২৭. এদেরকে বল “আমাকে একটু দেখাও দেখি, তোমরা কোন্‌ সব সত্তাকে তার সাথে শরীক বানিয়ে 
নিয়েছ?” কক্ষণো না, মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ তো কেবল সেই এক আল্লাহই । 

সু আর (হে নবী?) আমরা ডোমাকে সমন নানব জাতির জন্যই সুসংরাদ দাতা ও তর পরদর্শনকারী বানিয়ে 
পাঠিয়েছি। কিন্তু অনেকেই তা জানে না। 
nn nC NC TR ১54৯১825585 ০১ ORR A Cann RR us 


2০০৪৫ 


GSC Se SG SC Sa aC Sac, Hc Sus SG Sets 


BODO 


DAB STEAD ID AD BAD 


bc fu 


সূরা আল- সাবা ৩৪ ২২৯ পারা ২২ 


হিরা 
। 

2 1 NL Xd 2 fr 1 |) 5 এ 5224 ্ 
9০৫০৬৮৮৯৩৬3 ৩৬৩1৩ Se OPH 5 
টস সত্যবাদী তোমরাহশ যদি ওয়াদা সেই কখন তারাবলে এবং | 
2 রণ হবে) 
ট ্ 
রব রি 
2 তোমরাবিলম্বকরতে না - দিনে মা Ro 
23 পারবে (যা) (নির্দিষ্ট) জন্যে RS 
|) 

নটী পর্চ 1 / 2% 2৫ 22৫4৩ ক ASL ZOE লে হতে. 2৮ 2 be 
না [2 . পক র্‌ ২১ ও 
সা ৬% ৩% ৩) 1 02১ 0৬ 5 ০৩৯৬৫ টি 
Ke উপর আমরাবিশ্বাস কক্ষণ্যে কুফরী যারা বলবে এবং তোম্বরাত্ব'রাবিত টু 
রা এই করব, না করেছে রী Ee তে রী তি 
ke) J ৃ ৫ / 2d 2» At 32, ১ 
| ৮ 59110) ৯ 12% 5৮ ১ সি 
IL 02 3) 4৮ 3 5 ৮5৩3 OR ৬৩১ 1 
যালেমদেরকে যখন তুমিদেখতে (হায়) এবং (কিতাব এসেছে) ৬ না আর কুরআনের | 

যদি 


সপ ্ 
2৫ শে 


টু 


সনু 


2040 


সু 


১৪ 


rc 


33727 2 ৫১ ০ 52225 7 ৯52৫ 21 

bl ১৩০৬, 1১৯০০ 2:৬১) ০ 2 মে 
(তাদের হয়েছিল যাদের বলবে কথা (অর্থাৎ 

(বড় নল) ৮৪ ই (বাদানুবাদ) করবে) 


fs A ঠা 


72 2 245৮2 
OU ৬ ০০ ১)» 
মু'মিন ' hh 


(no) 


90 


২৯. এই লোকেরা বলে, সেই (কেয়ামতের) ওয়াদা কখন পূর্ণ হবে- যদি তোমরা সত্যবাদী হয়ে থাক? 
৩০. বল, “তোমাদের জন্যে এমন এক দিনের মীয়াদ নির্দিষ্ট রয়েছে, যার আসার ব্যাপারে তোমরা না এক 
মুহূর্তের বিলম্ব করতে পারবে, আর না এক মূহূর্ত আগে তাকে আনতে পারবে ।” 

রুকু-৪ . 

৩১. এই কাফেররা বলছে, “আমরা কক্ষণো এই কুরআনকে মানব না, এর পূর্বে আসা কিতাবকেও মেনে নেব 
না”। তুমি যদি এই লোকদের অবস্থা দেখ যখন এই যালেমরা তাদের রবের সমীপে দাড়াতে বাধ্য হবে, তখন 
তারা পরষ্পরের উপর দোষারোপ করতে থাকবে । যাদেরকে দুনিয়ায় দাবিয়ে রাখা হয়েছিল তারা যারা বড় হয়ে 
“*রয়েছিল, তাদেরকে বলবে, “তোমরা না হলে আমরা অবশ্যই মু'মেন হতাম ।” 


Bu 
শর 


টিপ 


সস 


19৫ 


দু DTT DD DEN TOO 


Or 


cL 


শি ৩ ৮৯ উই 2 2৮ লি ১ ৮১ তি ১ 2 2১ ৫85৯ 08 ০১ ৪ 2 


৮০৯০৭০০৭০০৭ ০১ স০০৯১০২০2০5252522527০:-25522525০ = 


1 


S৩৩ পারা ২২ 


285856557654-552-652545258-তত তত 


০ Ch HEN Goh I 
ছিল 


অহংকারী তারা) যারা. 
যাদের (বড় বনে বসেছিল) জ্যা) 


ট 
টি. 
=== 
৬ 
LY 
ক 
£ 
= 
ওটি 


1৯৮১৮ 
\ 
fe 
2 
\ 
বু 
১4১8: 


3. 


J 
নু 
I 
3 


< B 


৩০ 


টিটি 
টে 


১ 


22 2 - 


পর্ণ এরর 1 5 Isr পি তলার 
(৬৫ ৬৮ ১৩০০ ৩৩1 
আমরা কি 


০০০০ 
at? 


পপ 


বাধাদিয়েছিলাম 


হতে 
চা 


টি 


৮৮৮১৮ 
0 N 
be) 
CC 
১ 
৮২ 
৬ * 
৬ ৯ 
tu 
hb 
bl 
< uw 
6৩ 
uu 
[3 
তি 
টং 
১৫৬ 
৬ 
৮২ 
0 ১ 
২৪৯ 
ৰন! 


০৫ 


৮ 


০ 


অপরাধীলোক তোমরাছিলে বরং তোমাদের এসেছিল যখন 
কাছে 


রদ 5৮৫ 1০: 22 5 
৪ (6৩ | (০৬০১, 1৯29৩ 
অহংকারী ছিল (তোদের) কে দুর্বলকরে রাখাহয়েছিল 
(বড় বনে বসেছিল) যারা 

৩ 


? চি 78 ৮2৫৫ ৫৮৫ ১512 2 

০৬৪০ 5 ml ও 0) gk ১1 
ও আল্লাহকে আমরা. যেন আমাদেরকে তোমরা ঘখন 
Ar 172 


নি 
শান্তি পূ 


ফাসসমূহ আমরা করে এবং তারা যখন অনুতাপ, তারা গোপন 


৯০০৮১ Jas Sut Sat 
১ 
বন N 
+E 
০ চি 
3 NV 
ঙ ww 
¢ 
যু 
৬ 
বং 
ww 
4 ২ 
95292229254 


৮০৮ 
3 
মর 

ES 


৮৮ 

৬ 

LY) 
স্পা 
ই 

নি 

টি 

৬ 

N 

্ 


9৮৮ 
৬৬ 
UV 
LN 
CCS 


ন 
E 
নু 
SCE IT 


সি 


89৯১৮৯52৮2১ 5 
ই 
EE 
চি 
৬২ 
৫ 
গছ 


১৮, 
টু 


2. 


‘ 


এটা 
* 8 
গু 


হজ 
টি 


Bp 


I) 


দেখবে 

১৮৫৫ 7 72% 
৮১১০ 9 
অবিশ্বাস করেছে 


(তাদের) 


SEO 
G: 

বং 

u 

স্টক” NN 
(৩৮, 
সস 


1৮১৮2 Fre 
গত 
€ 
E 5 
২ 
CC 
৬৯ এ 
২ 
৯ ৬ 
২8৩ ৩ 
LY) 

N 


BD রে ৮ 

Fi 

বু 

৯ 

চি 
রি 

N 
\ 
555 


ও 
C 
t 


23232923, 
ন 


2 তারাকাজকরতে | 
£0 e 
a a “ ৩ 
£*) ৩২. সেই বড় হয়ে থাকা লোকেরা দাবিয়ে রাখা লোকদেরকে জবাব দিবে “তোমাদের নিকট যে হেদায়াত |: 
£8| এসেছিল আমরা কি তা হতে তোমাদেরকে ফিরিয়ে রেখেছিলাম?.... না, বরং তোমরা নিজেরাই-অপরাধী | 


৮৫ 
(২ 


a ld 2) 
ত ছিলে। রঃ 
2° 2 


৫, 
০ 
bd 


৩৩. সেই দাবিয়ে রাখা লোকেরা এই বড় হয়ে থাকা লোকদেরকে বলবে “না, বরং দিন-রাতের প্রতারণা ছিল, 


ৰ & 
£8|. তোমরা আমাদেরকে বলছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং অন্যদেরকে তার সমকক্ষ বানাই "শেষ |£ 
এ. পৰ্যন্ত এই লোকেরা যখন আযাব দেখতে পাবে, তখন নিজেদের মনে আফসোস করতে থাকবে। আর আমরা | 
£0| এই অবিশ্বাসীদের গলায় ফাস ঝুলিয়ে দিব। লোকেরা যেমন আমল করছিল প্রতিফল তেমনি পাবে- এ ছাড়া |! 
| তাদেরকে অপর কোনরূপ বদলা দেয়া যায় কি? ee 


ট০৮০০০০০০০০০০০০১০১০১১১০১১০১১১০০১০০০৬ 


Co) 
৪ 


শি [OER RRR RNR OTR OR KTR TH প্প্পাপ্পী ই টা শি ন ——————————— 
১ 
শী $ 
২১ \ 
4 


সূরা আল- সাবা ৩৪ ২৩১ পারা ২২ 
EEE ‘Suc n on non- sans ৪৫৪০৪৪৪০৫৯৪ ft: 
৩2 পুনে ELE 


৫৫ ৬ ৫ 5 48491 £ 5 52 % এ 


আমরা 2 


1৮ 524৫ রে EX 22৬ 
১১5 ১৬০ ১7 নি Gy ১৪ 
ন রনি আবার নহে যাকে রিয্‌কে 2 আর্মাররব 


[রি 9 


2৯৯% 2 ET সিট 5 ঃ CELA 

OL 

ন তোমাদেরসস্তানাদি না আর তোমাদের সম্পদসমূহ না এবং 
এর্ত 


Sb ০০ ০৩৮ 5 গণে ৩০ 5) ৫ 
সি নেকীর কাজকরবে 


তে 51 1287 » 35৫5৫ ১55 টা 224 
৪০৮০ ৬১৯ 3 sl শু ০3০৮৪) Hy পি) 
নিরাপদে প্রাসাদ সমূহের মধ্যে তারা এবং ভারাকাজ একারণে দ্বিগুণ প্রতিফল তাদেরজন্যে 

খাকবে করেছে যা (রয়েছে) 


৩৪. En EES EERE জপ 
সৃখী- সমৃদ্ধশালী লোকেরা বলেনি, যে পয়গাম তোমরা নিয়ে এসেছো আমরা তা মানছি না। 

৩৫. তারা চিরকালই এই বলেছে যে, আমরা তোমাদের অপেক্ষা অধিক ধন-সম্পদ ও সন্তানের অধিকারী, আর 
আমরা কিছুতেই শান্তি পাওয়ার যোগ্য নয়। 

৩৬, হে নবী, এই লোকদেরকে বল, “ আমার রব যাকে চান বিপূল রেযক দান করেন, আর যাকে চান পরিমিত 
পরিমাণে দান করেন; কিন্তু অধিকাংশ লোকই এই সত্য জানে না। 
রুকু-৫ 

৩৭. তোমাদের এই ধন-দৌলত ও সন্তান-সন্ততি তোমাদেরকে আমার নিকটবর্তী করে দিবে না, তবে যারা 
ঈমান আনবে ও সৎকাজ করবে তারা ব্যতীত । এই লোকদের জন্যেই তাদের আমলের দ্বিগুণ প্রতিফল রয়েছে 
এবং তারা বিরাট আকার সুউচ্চ ইমারত-সমূহে পরম নিশ্চিন্তে অবস্থান করবে। 


সূরা আল- সাবা ৩৪. ২৩২ পারা ২২ 
2827 পেস ns nao a nn nC an বিজি 


তি ADA DA et 


) 2 

পা ৩০) ও. Ss ১:৯৯ ৬ ও ৩৯৬৯৪ | বু 

5 “ শাস্তির মধ রানি নানি আমাদের ক্ষেত্রে চেষ্টাকরে যারা এবং হী 

is নিদৰ্শনাবলীব fn) 
TEA DA 2 Ea রে 11 ৫ (22422 

৫০৪ ০৯ ০) পক ৯৩১ 05 ৪ ৩১৮০৮ 

॥৪| তিনি ইচ্ছেকরেল যাকে রিযুকে প্রশস্তাতা দেন' আমাররব : শি বল উপস্থিতকরাহবে 

রি ABH 2 2w 55? 


nO acm.) 


2252027222525252725-5-5-2-522--5 
$ 
৯ 
$ 


ha 
5 
ৃ 244 5 
2 505 02 2380 ৩ 5 39 2 2৩5 ৩5 
অতঃপর যা এবং তাকে পরিষিতদেন আর তার বান্দাদের মধ্যথেকে 
তিনি Ao 
2° রণ 22 222/ ত৩ত রত ্‌ 


AS 5 ৪023)% 1 585 EE 


সকলকে তাদের তিনি একত্রিত যেদিন এবং CES উত্তম তিনিই এবং (আরও) 


(A223 32/ 4 HG LIT ্ধপে? 5১৮৫৫ 
খে 5 oa Ed wee 
০৩১৬৪ 156 HE চা 2৩ 0% 


৩৮. আর যারা আমাদের আয়াতসমূহকে হীন প্রতিপন্ন করার জন্যে চেষ্টা ও যত্ন নেয় তারা তো আযাবে 
নিমজ্জিত হবে। 

৩৯. হে নবী, এদেরকে বল, “আমার রব তার বান্দাদের মধ্যে হতে যাকে চান প্রশস্ত রেযক দান করেন। আর 
মানে যাকে ইচ্ছে পরিমিত দেন৷ তোমরা যা কিছু খরচ করে ফেল তার স্থলে তিনিই তোমাদেরকে আরে! দেন। 
তিনি সব রেযক দাতাদের মধ্যে উত্তম রেযক দাতা ।” 

৪০. আর যেদিন তিনি সব মানুষকে একত্রিত করবেন, পরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন “এই লোকেরা 
কি তোমাদেরই ইবাদত করছিল?” 


2০2৮2227829 


৮282 


শু 


annus inctam- nin 


ne 


পল 


| 


সূরা আল- সাবা ৩৪ ২৩৩ পারা 
টি ২২ 
টে C00 2a nnn On no nn Onnon\ nnn nC nono n “nou a non w™ 2m nan ০০০ ৩৯ 


৫ ১ ০955 2 AI EEE AL 5 


hl) 

৫ ব্যতীত আমাদের আপনিই দিলা তারাবলবে |& 
অভিভাবক 

১ EA 3/2 7/24 22 212 2 রা 
256 © O35 ৮98 A ২৯ ০১৩৩৩ 

না ৮০ বিশ্বাসী (ছিল) তাদের অধীকাংশ জ্বিনদের তারাইবাদত করতে 
wl 2. 2,237 1৫৫ “৫1৮2৫ এর 

Ul 0052 রি ৮174০ ৯) ১ ০ 9১, ৫ ঠ ১৮ 
রঃ ১. আমরা বলব এবং ক্ষতিকরতে না আর উপকার করোজন্যে তোমাদেরকেউ সক্ষমহাবে 
at 

pod পট 5০৬ টি পাপা 28 22 পাতে 
# © OSI গঞ্জ রি 3) ০৩৩ 1559১ wb 
in অস্বীকারকরতে সে শান্তির Ei রুলমকরেছিল 


DZ An REL ৮0৫ রঃ 2 ১৫৮ 5 
০ 816 5৬ ৩১৫ ও ০৫০ GS 
একজন ব্যতীত সে নয় ভারাবলে এ আমাদের রী আবৃত্তি যখন 
মানু আয়াতগুলো করাহয় 


৮৮ চপ 1৯১৫৮ (৪ AH ৫৫ 24 29% 
53580558 56 5 ০ 
তোমাদের পিতৃ ইবাদত করেএসেছে (এ গুলো)তোমাদিগকে বাধাদিবে থে সে চায় 
পুরুষরা হতে যার 
৪১. তখন তারা জবাব দিবে, “পবিত্র মহান আপনার সত্বা, আমাদের সম্পর্কতো আপনার সাথে, তাদের সাথে 
তো নয়! আসলে এরা আমাদের নয়, জিনদের ইবাদত করছিল। এদের অধিকাংশ লোক তাদের প্রতিই ঈমান 
এনেছিল ৭। 
| ৪২. (তখন আমরা বলব, ) আজ তোমাদের কেউ অপর কারো না উপকার করতে পারে, না ক্ষতি । আর 
* যালেম লোকদেরকে আমরা বলব, “এখন আস্বাদন কর এই জাহান্নামের আযাবের স্বাদ যাকে তোমরা অবিশ্বাস 
করছিলে”। 
৪৩. এই লোকদেরকে যখন আমাদের স্পষ্ট-অকাট্য আয়াত শুনানো হয়, তখন তারা বলে, “এই ব্যক্তিতো শুধু 
তোমাদেরকে সে সব মা'বুদ হতে বীতশ্রদ্ধ বানিয়ে দিতে চায় যাদের ইবাদত তোমাদের বাপ-দাদারা করে 
আসছে” । 
৭. যেহেতু আরবের মোশরেকরা ফেরেশতাদেরকে উপাস্য গণ্য করত সে জন্যে আল্লাহতা"আলা এরশাদ 
করেছেন, কেয়ামতের দিন যখন ফেরেশতাদেরকে প্রশ্ন করা হবে তখন তারা উত্তর দেবে, “আসলে এরা 
আমাদের বন্দেগী (উপাসনা দাসত্ব) করতো না, বরং আমাদের নাম নিয়ে শয়তানদের বন্দেগী করতো! 
কারণ শয়তানরাই তাদের এই শিক্ষা দিয়েছিল যে- তোমরা আল্লাহ ছাড়া অন্যদের কে অভাব ও প্রয়োজন 
পূর্ণকারী মনে কর এবং তাদের সামনে নযর নিয়াহ (উপঢৌকন নৈবদ্য) ও পেশ কর।” 


neo tonne ne mo) 


এ পর 


নু 
নু 
unos om nn wu RO i nn nl sos nae sR Br" সহস্র তু 


25252729502527-7-2--8-7-0---8-5 


৮ 


তক নস 


সূরা আল- সাবা ৩৪ ২৩৪ পারা ২২ 


ee নল Cuan ni snes sn” run. aon sionn etonos dann: 
E 2 Ne A 1270 
Sh OF 5,০4৫ £ 8 ৭] 152 ৩1 5 
$2 অস্বীকারকরেছে যারা বলে এবং টা মিথ্যারচনা এ এই নয় তারাবলে এবং 
bs ব্যতীত (কোরআন) 
(৪ এ 


25252525292৯--০ 


5292822-8252৮22 


2৮282 


25222৮-52528725--27252527-427272420-72525-829- 


র 


Ps ৯1৩৪৩) HEY 


be 
৬ 
১৩. 
1৫ 
€3) 
\ 


(কাছে) 


এ 


so AL 5 পি ও 5 67০7 
এক 


এদের) নাই এবং এদের পূর্বে ভোর) ১১১৯ এবং  সতর্ককারী 
দশমাংশও পো (ছিল) 
৮৫৯ 2 2 nt ১1521 C7 
| ONS ও টি না 1৩৩৫ PES ১1 র্‌ 
মূলত বল আমারশান্তি ছিল (দেখ)তখন ওরা কিন্তু ভি যা 
আমি 0১ অস্বীকার করেছিল ডাটা 
2 
৫৬ 1 রি রত ঞ 2৩ ৯552. ood 
১17 5 (৬০ ০০১, ১, 1৯৭৯ 1 ০৮৩৩9 ৫ 
এরপর একএকজন অথবা দুইদুইজন আল্লাহর তোমরাদাড়াও যে একটি (বিষয় তোমাদেরকে 
উদ্দেশ্যে উপদেশ দিচ্ছি 
ঢা বেগ 
>) 
তোমর! চিন্তা 
করে দেখ 


আরো বলে, এ (কুরআন) নিছক একটি মনগড়া মিথ্যা রচনা । এই কাফেরদের সামনে যখন প্রকৃত 
সত্য আসল তখন তারা বলে ফেলল, “এ তো স্পষ্ট যাদু” । 
88. অথচ আমরা ইতিপূর্বে এমন কোন কিতাব দিই নাই যা এরা পাঠ করতো, আর না তোমার পূর্বে এদের 
প্রতি কোন সাবধানকারী পাঠিয়েছিলাম। 
8৫. এদের আগে চলে যাওয়া লোকেরা (রসূলদেরকে) অমান্য-অবিশ্বাস করেছে। আমরা যা কিছু ওদেরকে 
দিয়েছিলাম তার দশ ভাগের এক ভাগ পর্যন্তও এদের পৌঁছেনি। কিন্তু ওরা যখন আমার রসূলদেরকে মিথ্যা মনে 
করেছিল, তখন দেখ, আমার আযাব কত কঠোর ও কঠিন ছিল। 
রুকু-৬ 
৪৬. হে নবী, এদেরকে বল, “ আমি তোমাদেরকে শুধু একটি কথার নসীহত করছি। আল্লাহর উদ্দেশ্যে তোমরা 
একা একা ও দু দু'জন মিলে গভীর ভাবে চিন্তা করে দেখ 


৫4 (১০৭) 
৮ টি ব্যতীত এটা নয় তাদের এসেছে যখন ৬ 
f EME ১৮১৫ Ry রচিত ১৫ 798 
Az 28) রি ff ৩ 5 (৪৮৭) র হি 

৬ 2 ৬ 
তোমারপূর্বে 


তাদেরকাছে আমরা প্রেরণ না আর যাতারা 
ডা অধ্যয়নকরত রে (কান এস) 


0 


‘FEB বি পর টি জা জা টি জি ছা ছা রো গু 2 LEHR MD) জম রাজ রে জা ডা ছি জা জা ৪ 2 জরা জা 8 জে জা জা জী টি ভে 


সপ 


সূরা আল- সাবা ৩৪. ২৩৫ পারা ২২ 


পা হুট তু উর 
| KI 
এ 2৩০ ২) ৩ ৮০৯ ৩৪ 3 > (ড) 
ং এ ছাড়া রি 
নো ১ সে. দয (লু কে চারা 
| ১ 2 
2 ঠি ০3 BSC ৩ ১ ৬১১৩, ১১৩৩ GRE 3 
পারিশ্রনিক রর তোমাদেরকাছে (যদি) বল কঠোর টি ( তোমাদের ) সামনে 
৫ নে + 1 bl Eo : পর্প টি :? 
5 ৮৩৯ ৩6 ৬ 28 5৬৪0 Key ৫১ ৩) পর) 
?? কিছুর সব উপর চিনি এবং আল্লাহরই কাছে এছাড়া আমারপুরক্কার (মূলতঃ) তা অতঃপর 
129 নাই তোমাদেরজনো | 
a 292? IE ১৫? 2 টি 214 2৮ 92 পু ৪ 
2 ০০ ০৯০ ০৬৯৩ ৬৪ 3) ৩৮ ০5 ০৩৩৫৯ 
a‘ দিয়ে আঘাতকরেন আমাররব নিশ্চয়ই বড়সাক্ষী 
চর নি বু লাক উফ (মিথ্যারউপর ) i bi 3 
ws 8 2 ১ 1 7 2/2, শীর্ণ 224 |e 
5.0 ELLIS TSK 
‘2 ৩১৫১ আর নতুন সৃষ্টি সা এবং সত্য এসেছে অঃ 2 
রর (অর্থাৎ কিছুই পারেনা) করতেপারে a 
আঃ তোমাদের এই সহচরের৮ মধ্যে পাগলামীর কোন জিনিসটি রয়েছে? সে তো তোমাদেরকে একটি আযাব sn 
সম্পর্কে তার আসার আগেই সাবধান ও সতর্ক করে দিতেছে মাত্র! রর 
৪৭. এদেরকে বল, “ আমি যদি তোমাদের নিকট কোন পারিশ্রমিক চেয়ে থাকি তবে তা (শুধু এই যে.) 
তোমাদের জন্যই (কল্যাণ হোক) । আমার পুরস্কার তো আল্লাহ্‌র যিশ্ায় রয়েছে। আর তিনি প্রত্যেকটি জপ 
| জিনিসের প্রত্যক্ষ সাক্ষী”। 
৪৮. এদেরকে বল, “আমার রব সত্যকে দিয়ে (মিথ্যার উপর) আঘাত (করে সত্যকে বিজয়ী) করেন। তিনিই রে 


সব গোপন সত্য সম্পর্কে পূর্ণ অবহিত ?” 
৪৯. বল, “ সত্য এসেছে, এখন আর বাতিল না কোন কিছু নতুন সৃষ্টি করতে পারে আর না পারে তার 


পুনরাবৃত্তি (অর্থাৎ কিছুই করতে পারে না)।” 


৮, অর্থাৎ রসূল (সঃ) তার সম্পর্কে “তাদের সাহেব" (সহচর) এই শব্দ এই কারণে ব্যবহার করা হয়েছে যে, 
তিনি তাদের কাছে অপরিচিত ছিলেন না, বরং তাদেরই শহরের বাসিন্দা ও তাদেরই স্ব-গো্রীয় ছিলেন। hed 


2০28252825-228272-0--252 
৪-০-৬-৮-৪-৪৪- 


সত 


-825252829-828-952জ2 


মুন 


28282282828 


ane ea 


০ ০৪০০৪০০০০8০ ০০৪০০৪০৩৪০০ 


নুনু 


এজ 


noun! 


22 


A et 


রর 2 রর 272৫৫ 21] পে ত 
৪ ৬৫০9) 5 8৪৯০ ০ ০৯ 


রা 


তবে আমি সঠিকপথ যদি আর আমার নিজের জন্যে পথভ্রষ্টহব তবে আমিপথতভ্রষ্ট যদি বল 


একারণে পেয়েখাকি আমি মুলতঃ হয়ে থাকি 

22% 2 TZ HK G2 ৫5৮৫৫ ১৬৫৫৫ 3.22 
1১৮১৯ ৮ ৯ ১ 6 ৪১ 2৮৭ 2৮ ১৪০৪১ ৩2 
তারাতীত যখন তুমি যদি এবং খুবশুনেন নিশ্চয়ই আমাররব আমারপ্রতি 


»%০৫ হি ১৮ LAA hy 2046 2৮৫ IE 
৩৩ 5 ৩০৬৪ 9৮৮ ৩ ০৯১৬৭ re 05 আও 
নিশ্চয়ই অথচ দূরবর্তী স্থান থেকে (ঈমানের) নাগাল তাদেরজন্যে কোথায় কিন্তু তারপ্রতি 
পাওয়া (সম্ভব হবে) 
৫৮৫. 5. রে ভি 27822. 2 2৮৫৫ 
১৬ 2 ৩৯৪৪৪ OPE 2০১৩ 02 43 
থেকে অদৃশ্যবিষয়ে (আনুমানিক কথা) এবং পূর্বে তা অস্বীকার 


স্থান 
a 2 ABD রি রকি: 25৫ NE ১৮ 
০৩১ অত ০৯৪৭ Lb 55 ০৪ 0৫৯ 56৬ 


55 তারা বাসনা করবে যা _ (সব ও তাদেরমাঝে অন্তরাল এবং দূরবর্তী 


(অর্থাৎ তাহতে বঞ্চিত করা হবে) জিনিষের)মাঝে করাহবে, 
[4 26 wl 2a AA 298 207 uw 2.7 £ 
১] ৯ এ ৯. eo 
৩ ০৯৮০ ৩১১ 3196 ০8) ৯৩৫ ৩ ESL 
বিভ্রান্তিকর সন্দেহের মধ্যে ছিল নিশ্চয়ই পূর্বের তানের (মন) 
তারা দলগুলোর (ক্ষেত্রে) 


৫০. বল, "আমি যদি গোমরাহ হয়ে গিয়ে থাকি, তাহলে আমার গোমরাহীর খারাব পরিণতি আমাকেই ভোগ 
করতে হবে । আর আমি যদি হেদায়াতের উপর থাকি, তবে তা সেই অহীর কারনে যা আমার রব আমার উপর 
নাযিল করেন৷ তিনি সবকিছুই শুনেন এবং তিনি অতীব নিকটে”! 

৫১. তারা যখন তয় পেয়ে ঘুরে বেড়াতে থাকবে এবং রক্ষা পেয়ে কোথাও যেতে পারবে না- বরং নিকট হতেই 
ধরে নেয়া হবে তখন যদি তুমি তাদেরকে দেখতে! 

৫২. তখন তারা বলবে, “ আমরা তার প্রতি ঈমান এনেছি” । অথচ দুরে চলে যাওয়া জিনিস এখন কোথায় 
পাওয়া যেতে পারে! 

৫৩. ইতিপূর্বে এরা কুফরী করেছিল এবং দূর থেকে (অনুসন্ধান না করে) অদৃশ্যের বিষয়ে আনুমানিক কথা 
নিক্ষেপ করত। 

৫৪. তখন তারা যে জিনিস পাবার ইচ্ছা করবে, তা হতে তাদেরকে বঞ্চিত করে দেয়া হবে যেমন করে এদের 
পূর্ববর্তী (এক মনা) দলগুলোকে বঞ্চিত হয়ে গেছে। এরা বড় বিভ্রান্তিকর সন্দেহে পড়েছিল। 


তি ৩৫৫৩) & 


রর সূরা আল- সাবা ৩৪ ২৩৬ ূ পারা ২২ 
Sac nC NC non RHC nnn nnn 0m nnn non 5 3 nnn ono ACR RON Dunn) 135528529552575857-728--48 


র 


ভূমিকা 


বিসমিল্লাহির রাহমানির রাহীম 


বাংলা ভাষায় এ পর্যন্ত পবিত্র কোরআন ম্জীদের বেশ কয়েকটি সরল অনুবাদ ও তাফসীর প্রকাশিত হয়েছে। 
এসব অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কোরআনের মৌর্লিক শিক্ষা জানা অনেকাংশে সহজ হয়েছে । তবে যারা দ্বীনি 
মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে অধ্যয়ন করছেন অথবা ইংরেক্জী শিক্ষিত হওয়া সত্বেও ঘীনের দা'য়ী হিসেবে আল্লাহর বান্দাদের 
মধ দ্বীনের দাওয়াত পৌছে দিচ্ছেন তাদের জন্য সরাসরি আরবী শব্দ বুঝে পবিত্র কোরআনের ভাবার্থ অনুধাবন করার মত 
তর্জমার অভাব রয়েছে। এদিকে লক্ষ্য রেখে আজ হতে প্রায় ১৫ বছর পূর্বে পবিত্র কোরআনের শাব্দিক তর্জমায় কাজ শুরু 
করি। প্রায় ১৪ বছরের মেহনতের পর মহান আল্লাহ তৌফিক দিয়েছেন এ কাজ সম্পূর্ণ করার। 

এ কাজে সব থেকে বেশী সহায়তা পেয়েছি আমার কর্মজীবনের শ্রদ্ধেয় সহকর্মী মোহাদ্দেস ও মোফাস্সেরগণের, 
যারা আল-আজহার, দামেক্ক, খার্তৃম, পবিত্র মক্কা ও মদীনা শরীফের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছেন । মহান 
আল্লাহ তাদেরকে যথাযোগ্য প্রতিফল দিন। যে সব তাফসীর ও তর্জমার সহযোগিতা নিয়েছি তার মধ্যে রয়েছেন মিশরের 
প্রখ্যাত মুফাস্সের মুফতী হাসানাইন মখলুফের কালিমাতুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসীর, 
সাফাওয়াতুত্‌ তাফসীর, মা'আরেফুল কোরআন, তাফসীরে আশরাফী, শায়খুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান ও 
শায়খুল ইসলাম হযরত মাওলানা শাব্বির আহমাদ ওসমানীর তাফসীর ও তর্জমায়ে কুরআন । মূলতঃ পবিত্র কোরআনের 
শাব্দিক তর্জমা করার অনুপ্রেরণা পেয়েছি হযরত মাওলানা শাহ রফিউদ্দিন সাহেবের উর্দূ শাব্দিক তর্জমা পড়ে । আমার এ 
তর্জমার মূল অবলম্বন, তার এই বিখ্যাত শাব্দিক তর্জমা ৷ এছাড়া মক্কা শরীফের উন্দুল করা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের 


ভূতপূৰ্ব অধ্যাপক ডঃ আব্দুল্লাহ আব্বাস নদভীর Vocabulary of the Holy Quran, মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 
মুহসীন খানের Interpretation of the meanings of the Noble Guran(এতে তাবারী, ইবনে কাসীর ও আল 
কুরতুবীর সার সংক্ষেপ রয়েছে। অধ্যাপক ইউসুফ আলীর The Quran. Translation and Commentry এ 


তর্জমার ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রন্থ হিসেবেও কাজ করেছে । তবে শাব্দিক তর্জমা দ্বারা অনেক সময় পবিত্র কোরআনের 
আয়াতগুলোর মূল বক্তব্য অনুধাবন সম্ভব নয় । তাই শব্দার্থের সাথে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা 
55854 শাণে নুজুল, বিষয়বস্তু, ভাবার্থ ও টিকা সংযোগ করেছি যাতে 
মর্মার্থ বুঝতে অসুবিধা না হয়। 

শব্দার্থ থেকে ভাবার্থ অনুধাবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে । যেমন - (১) কোন কোন শব্দের এক 
জায়গায় এক অর্থ, অন্য জায়গায় অন্য অর্থ করা হয়েছে। স্থান ও প্রসঙ্গ ভেদে অর্থের এ বিভিন্নতা হতে পারে । অনেক সময় 
এ শব্দের আগে বা পরে কিছু সহকারী শব্দ আসার কারণেও এ পরিবর্তন আসতে পারে। (২) কোন কোন আরবী শব্দের . 
নীচে আদৌ কোন বাংলা অর্থ নেই। অনেক সময় এ ধরনের শব্দ, বাকা গঠনের পূর্বে ব্যবহার করা হয়, এর কোন পৃথক 
অর্থ থাকে না। পুরা বাক্যের উপরই এর অর্থ প্রকাশ পায়। (৩) যে সব ক্ষেত্রে দুইটি আরবী শব্দ মিলে একটা বাংলা শব্দ 
হয়েছে, সেখানে আরবী শব্দ দুটোর নীচে মাঝখানে বাংলা প্রতিশব্দটি সেট করা হয়েছে। (8) কোন কোন শব্দের নীচে বা 
আগে-পরে বাংলা শব্দ দেওয়ার পর বন্ধনীর মধ্যে আরও কিছু শব্দ যোগ করা হয়েছে, যাতে অর্থটি আরও স্পষ্ট হয়ে যায়। 
(৫) পবিত্র কোরআনে আখিরাতের বিশেষ বিশেষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে অতীত কাল ব্যবহার করা হয়েছে - এগুলো এমন, 
যেন ঘটনাটি ঘটেই গিয়েছে । এতে আর কোন সন্দেহের অবকাশ নেই। এভাবে আখিরাতে, ভবিষ্যতে ঘটবে এমন কিছু 
কিছু বিষয়ে পবিত্র কোরআনে ক্রিয়ার অতীত কাল ব্যবহার হলেও তর্জমায় ভবিষ্যত কাল (অর্থাৎ এমন ঘটবেই) ব্যবহার 
করা হয়েছে । মোট কথা হলো, পবিত্র কোরআনের অর্থ শিক্ষার ক্ষেত্রে শব্দার্থের সাথে মর্মার্থ অবশ্যই পড়তে হবে। এছাড়া 
সূরার নামকরণ, শাণে নুজুল, এঁতিহাসিক পটভূমিকা ও বিষয় বস্তু পড়ার পর পবিত্র কোরআনের আয়াতগুলো অর্থসহ 
অধ্যয়ন করতে হবে। এভাবে কমপক্ষে দু'-তিন পারা বুঝে পড়তে পারলে অন্যান্য অংশের অর্থ অনুধাবন করা সহজ হয়ে 
যাবে ইনশাআল্লাহ । এর পরও গভীরভাবে কোরআন মজীদ অনুশীলনের জন্য কোন নির্ভরযোগ্য তাফসীরের সাহায্য নেয়া 
প্রয়োজন । ভবে পবিত্র কোরআন অনুশীলনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল বাস্তব ময়দানে দ্বীনের দাওয়াত পেশ ও 
নিজের জীবনে তা বাস্তবায়ন করা। এভাবেই পবিত্র কোরআনের মর্মার্থ তার অনুশীলনকারীর সামনে সুস্পষ্ট হয়ে উঠবে। 
মহান আল্লাহ আমাদের সবাইকে এর তৌফিক দান করুন৷ 

সর্বশেশে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সীমাহীন শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এ কাজের 
তৌফিক দান করেছেন । এতে যা কিছু অনিচ্ছাকৃত ক্রটি হয়েছে তার জন্য তারই কাছে ক্ষমা চাচ্ছি । আর এ প্রচেষ্টাকে তিনি 
যেন আমার নাযাতের অসিলা বানান- এ দোয়াই করছি । 


সঅতিউকর অহ্মান খান 
রবিউল আউওয়াল ১৪১৮ হিঃ - জেদ্দা 


আগস্ট'১৯৯৭ইং 
শ্রাবণ ১৪০৪ বাং 


সি 


NN 


NAN ৯ ৬৬ 


৬ ৭ ৮ ৬ ৬ ৬ ২ ৬ ৯ ৭ ৬ ৬ ৯৬ ৬ ৬ ৬ ২৬ ৬ ৬ ৯ ৬৬ ৬ ৬ ৬ ৬ ৯৬ ৯৬ এ NAN ৬ ৬ ASN ৬ ৬ ৬ ৬ ৬৯ ৬ ৬ ৯ ৬ SSNS ৬ ৬ NSN ৯ ৬ ৬৯ NNN NON NNN 


সূরার নাম 


১। সূরা আল-ফাতের 

২। সূরা ইয়া-সীন 

৩। সূরা আস্‌-সাফফাত 
৪। সূরা সাদ 

৫। সূরা আঘ-মুমার 
পাতাল 

৭। সূরা হা-মীম আস-সাজদা 
৮। সুরা আম্-যুখরুফ 

৯। সূরা আদ-দুখান 


এ 
কি 
১ 
১ 
চু 
০ 
৬ 
Nh 
পি 
NN 
by 
৬ 
bY 
৬ 
2০ 
সি 
by 
৮১ 
২৬ 
৬ 
এ 
by 
NL 
৬ 
৯ 
NN 
সু 
মি 
সি 
৮ 
bY 
৬ 
০ 
by 
৮০ 
১০ 
৬. 
সি 
৬ 
৬ 
৬ 
১) 
২৬ 
bY 
Nh 
2 
তি 
৬ 
০ 
সি) 
০ 
চি 
Ne 
N 
ই 
৯ 


২৯০৯৬ ০৯ ০৯০৯৬ ৯ ০ ০ ৭ ৯ ৬ ২ ৯৬ ৬ ৬ ১ ২৬ ৬ ২ ১৬৬ ৬ ৯৯ NS ৬ ৯৮ ৬ NNN OS ১৬ ৯ NN ৬৬৬ ৯ 


২৩ 


৪৯ 


১৯১ 


২১৬ 


NN ০ ৬৬ ৬ ৯ ২৬ ৯২ ON 


খু 
রি 
লে 
/ 
4 
7 
/. 
/ 
Pt 
7 
/ 
7 
/ 
“ 
পা 
রা 
/ 
রঃ 
2 
2 
টে 
৮, 
/ 
/ 
7 
/ 
নে 
৫ 
নে 
2. 
/, 
/ 
/ 
7 
/ 
/. 
নে 
৫ 
/ 
নে 
নে 
/ 
2. 
2. 
/. 
7 
/ 
7. 
টে 
টা 
2, 
/ 
রে 
৮ 
৮ 
রং 
টা 
J 
টে 
7 
/ 
/ 
2 
FA 
৮ 
নে 
৮ 
৪ 
2. 
টা 
2. 
FA 
রে 
রা 


সি 


সূরা আল-ফাতের ৩৫ 


৫ পারা ২২ 


এপ কর রন করি শর পর ও ওর রর এর এরি এ, এর ও বি ওর ও রি রি ওর 


২৯৯ হেসে ফ্হেেত 7 
« নে 
সুরা আল-ফাতের 
+ . 
৫ ৮ 
&| নামকরনঃ প্রথম আয়াতের 'ফাতের' শব্দটিকেই এ সূরার শিরোনামা বা নাম বানিয়ে দেয়া হয়েছে। এর অর্থ | 
| শুধু এতটুকু যে, এ সেই সূরা যার কোন একটি আয়াতে “ফাতের' ব্যবহৃত হয়েছে। এর আর একটা নাম 'আল- | 
ু মালায়েকা' । এ শব্দটিও প্রথম আয়াতেই উল্লেখিত হয়েছে। রর 
৪ কটি 
নে 2. 
রঃ নাযিল হওয়ার সময়-কালঃ কথা বলার ধরণ হতে স্বতঃই স্পষ্ট হয়ে ওঠে যে, এ সূরা সম্ভবতঃ ্ 
ই] মন্কী জীবনের মাঝামাঝিকালে নাযিল হয়েছিল । আর এ কালেরও যে অংশে বিরুদ্ধতা তীব্র ও প্রকট হয়ে উঠেছিল |ং 
| এবং নবী করীম (সঃ) -এর ইসলামী দাওআতকে ব্যর্থ করে দেয়ার জন্যে যত রকমের সন্তব নিকৃষ্ট ধরণের চেষ্টা ও | 
'&| 'অপকৌশল গ্রহণ করা হয়েছিল. তখনকার সময়ে নাযিল হওয়া সূরা । ৫ 
A 
চর 
4 আলোচ্য বিষয় ও মূল বক্তব্য ঃ কালামের এ অংশের বক্তব্য হচ্ছে নবী করীম (সঃ)-এর 
Nn /. 
ধু তওহীদী দাওআতের বিরুদ্ধে তখনকার সময়ের মক্কাবাসী ও তাদের সরদারগণ যেরূপ আচরণ এহণ করে / 
| নিয়েছিল তার প্রেক্ষিতে উপদেশ দানের ভংগিতে তাদেরকে সাবধান ও তিরঙ্কার করা এবং শিক্ষাদানের ভংগিতে ্ 
রং] প্রকৃত ব্যাপার বুঝাতে চেষ্টা করা । মূল কথা বা সার হল এই-হে অজ্ঞ লোকেরা! এ নবী তোমাদেরকে যে পথে ঃ 
আহবান জানাচ্ছে, সে পথে স্বয়ং তোমাদেরই কল্যাণ রয়েছে। সে জন্যে তোমাদের মনে ক্রোধের সঞ্চার হওয়া, 2 
তার বিরুদ্ধে তোমাদের চালবাজি ও ষড়যন্ত্র কর! এবং তাকে ব্যর্থ করে দিতে চেষ্টা কর। আসলে তার বিরদ্ধে নয়- | 
তোমাদের নিজেদেরই বিরুদ্ধে কাজ করা ৷ তার কথা মেনে না নিলে তোমাদের নিজেদেরই ক্ষতি হবে, তার কিছুই |; 


£. 

ৈ 

‘ 

CA 

/ 

৮ 

৫ 

(&| এসে যাবে না। তিনি য! কিছু বলছেন তা চিন্তা করেই দেখ না! ভাতে ভুল কি আছে? তিনি শিরকের প্রতিবাদ 
| করেন; তোমরা নিজেরাই চোখ খুলে দেখ, এ দুনিয়ায় শিরকের কোন যুক্তিসংগত ভিত্তি আছে কি? তিনি 
| তওহীদের দাওআত দেন; আসমান যমীনের সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া তার গুণ ও ক্ষমতা-ইখতিয়ারের ধারক 
| আর কেউ আছে কি কোথাও? তিনি তোমাদেরকে বলেন, তোমরা এ দুনিয়ায় দায়িতৃহীন নও। তোমাদের আল্লাহর 
৫ নিকট তোমাদের নিজেদের যাবতীয় কাজকর্মের হিসাব দিতে হবে এবং এ দুনিয়ার জীবনের পর আরো একটি 
্] জীবন আছে যেখানে প্রত্যেককে নিজের করা কাজের ফল ভোগ করতে হবে। এ বিষয়ে কোনরূপ সন্দেহ পোষণ 
| করা এবং একে আশ্চর্যের ব্যাপার মনে কর! কতখানি ভিত্তিহীন তা তোমরা নিজেরাই চিন্তা-ভাবনা ক্‌। দেখ। 
্ 
রে 
“ 
+. 
ভি 
ৈ 
ৈ 
্ৈ 
“ 
/. 
“ 
‘A 
ক 
৫ 
‘ 
‘ 
4 
‘. 
4‘ 
টে 


২৬ ২৬ ২৬ ৬ 


তোমাদের চোখ কি দেখতে পায় না এখানে রাতদিন সৃষ্টির পুনারাবৃত্তি ঘটছে?.... তাহলে তোমাদেরকে আবার 
সৃষ্টিকরা সেই আল্লাহর জন্যে অসম্ভব হবে কেন যিনি তোমাদেরকে সামান্য এক ফোটা পানি দ্বারা সৃষ্টি 
করেছেন?...... ভাল ও মন্দ একই রকমের পরিণতি আনে না। তোমাদের নিজেদের বুদ্ধি-জ্ঞান কি সে কথার 
সাক্ষ্য দেয় না!.. তা হলে যুক্তিসংগত ও বুন্ধিসম্মত কথা কোনটি, তোমরাই বল?.... ভাল ও মন্দের পরিণাম কি 
তাহলে একই রকম হবে?.... আর তা কি শুধু মাটির সঙ্গে মিশে একাকার হওয়া ও চিরতরে বিলীন হয়ে 
যাওয়।)... কিংবা ভালকে ভাল ফল ও মন্দকে মন্দ ফল দেয়া হবে? এখন এসব পুরোপুরি যুক্তিসংগত ও বাস্তব 
" সত্যভিত্তিক কথাবার্তা যদি তোমরা মেনে না নাও, যদি 'মিথ্যা খোদা গণের- “দাসত্ব ও বন্দেগী ত্যাগ না কর এবং 
নিজেদেরকে দায়িতৃহীন মনে করে দুনিয়ায় লাগামহীন উটের মতই জীবন-যাপন করতে চাও, তবে তাতে নবীর 


কি ক্ষতি হতে পারে? চরম বিপর্যয় তো আসবে তোমাদের নিজেদের জীবনে । নবীর দায়িত্ব হচ্ছে শুধু বুঝিয়ে 
দেয়া । আর তিনি সে দায়িত্ব তো পালন করেছেন। 


ANN NINN SN NN ৩৬২ ২১ ৬ ০৬৫ 


সি 


ব্রি ব্তেন্েন্তেন্যব্রেব্তেন্েব্তেব্িন্যস্ত্ব্্যিব্তিম্তিস্তিস্ন্স্তিস্তম্তম্তিস্িস্স্০১৯১৯৩৯১৩১১১০১৯০০১১১৩১১৯১১১১০০৭ 


সূরা আল-ফাতের ৩৫ ড পারা ২২ 
NEE ON AS AN ANAS NAVAN ATANAN LAS ANAVAVAN AN ANAS AS AN ANAS ASANAVAN ANAS AN AN ANAS AN AN ANANANANUAN AS AY ANAS AN AN 


কথার ধারাবাহিকতার মাঝে বার বার নবী করীম (সঃ)-কে সান্তনা দিয়ে বলা হয়েছে £ আপনি যখন নসীহত 
করার পূর্ণ দায়িত্ব পালন করছেন, তখন গোমরাহীর পথে ধাবিত লোকদের হেদায়াত কবুল না করার কোন 
দায়িত্বই আপনার ওপর আসেনা । সে সংগে নবী করীম (সঃ)-কে এ কথাও বুঝানো হয়েছে যে, যারা মানতেই 
চায় না তাদের অবাঞ্চনীয় আচরণে আপনার তো দুঃখ-ভারাক্রান্ত হওয়ার কোন কারণ নেই তাদেরকে হেদায়াতের 
পথে আনবার চিন্তায় নিজেকে ক্ষয় করারও কোন প্রয়োজন থাকতে পারে না । বরং তার পরিবর্তে আপনি লক্ষ্য 
আরোপ করুন সেই লোকদের প্রতি যারা কথা শুনবার জন্যে প্রস্তুত । যারা ঈমান এনেছে, এ প্রসংগে তাদেরকেও 


বড় সুংসবাদ শুনানো হয়েছে, -যেন তাদের দিল মজবুত হয় এবং তারা যেন আল্লাহর ওয়াদাকে নিঃসন্দেহে 
বিশ্বাস করে সত্যের পথে অবিচল হয়ে থাকে । 


(৬৩০৬০৩০১১৩৩ ১১১০১১০০০১০১১০১০ CS AANA AA AAI A AAP LPP PPPS 


RAE AE ESE AS AA PPP 


সূরা আল-ফাতের ৩৫ ৭ পারা ২২ 


4 


FN ER SN EN Ny AA AY A A A EN Ab ht HAN RY AND ND CN END CN ON hh) hy) £ ১১১১১ 


রে ৫ 
ধা 

A (৫৮৮২ হো CANCEL ০4 ভেতর 

Re ০ ঠ DLE 355) (7০) টি, 5। 

রঃ এ ৯৬ নক ছি হন র্ত৯৯- 

? পাচ তার ক্রুকু (সংখ্যা) ফাতের সুরা (৩৫) প্যতারিশ তার আয়াত (সংখা।) 

‘ 


3 ME রা 
০৪১৯) ৮৯৪) Ml 
অতীব মেহেরবান অশেষ দয়াবান আঙ্লাহর নামে (শুরু করছি) 


৬ রত রি রর 017 ৫. ৬ টপস 
2১০ ০১০৬ (০) 5 Ss ১০৩ 9১ ৩০) 
: ফেরেশতাদেরকে তিনিই) পৃথিবীর ও আকাশ মন্ডলির (ঘিনি) আল্লাহরই সকল 
নিয়োগকারী স্রষ্টা প্ৰশংসা 


2/73, s+ 32/7 পা1৮৮ ANE পর 


জন্যে 
al oe রি 11০ 1 £ ৫ রর রি চে রে 2 টিটি 
Go 3 ৩৮১০ ৮১ 2 ২০০০ 5 (৩০০ ৮০৮০ EN) ৯২০১) 
মধ্যে বাড়ীয়েদেন চারটি শু তিনটি ও দুইটি (বহু) বাহ বিশিষ্ট বাণী বাহক 
! (কাঠামোর) (করে) রূপে 


NOLEN UN NAL NN NN NNN NNN ON 


9 ৫৮16 G22 2% wy 2৩ EG Ne 
না] 72. ৩০ US ৮০ উন চে $) ৮7৫ ও 


. আল্লাহ “পুলেদেন বাকি ক্ষমতাবান কিছুরই সব আল্লাহ নি ইচ্ছে করেন বেঘন 


৬১৮১৩ 3 মঠ ৬৮৫৫ KH ESS 2 ০১৩ 


- তিনি বন্ধ করেন ঘাকিছু এবং তার কোন রন্ধকারী ১ ” (তার) হতে পৌকদের জনে) 
. 


ই অনুগ্রহ 
৮৮৫ 2০৫০ 2 ১৫6১ ৫৫ 422 ৮4৫ 
© pail rill 8258৩০০22৬৮ ৯ 


প্রজ্ঞাময় 


রুকুঃ১ 


১. তা'রীফ আল্লাহরই জন্যে, মিনি আসমান ও যমীনের সৃষ্টিকর্তা এবং ফেরেশতাদেরকে পয়গাম বহনকারীরূপে 
নিয়োগকারী, (এমন ফেরেশতা) যাদের দুই-দুই, তিন-তিন ও চার-চারটি বাহু রয়েছে। তিনি. তাঁর সৃষ্টি কাঠামো 
গঠনে যেমন চান বৃদ্ধি দান করেন। নিঃসন্দেহে আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। 

- ২. আল্লাহ যে রহমতের দুয়ারই লোকদের জন্যে খুলে দেবেন তা রুদ্ধকারী কেউ নেই । আর যা তিনি বদ্ধ করে 
দেবেন, আল্লাহর পরে তাকে খুলে দেবারও কেউ নেই । তিনি মহা ক্ষমতাশালী ও সুবিজ্ঞানী। 


em ms ee mmr 


NANA NNN NS SNA ANN SEN NEN NEN ENN NNN NNN CONE ১৮৯৮১ 


'/. 
'/ 
৪ 
‘ 
“ 
৫ 
“ 
“ 
/ 
রঃ 
/ 
নে 
‘ 
/ 
/. 
0. 
নে 
4, 
টে 
শি 
৮. 
্ৈ 
৫ 
« 
A 
ৈ 
্ৈ 
ৈ 
৫ 
/ 
্ৈ 
৪ 
”) 
রা 
৫ 
৫ 
/ 
/ 
রর, 
‘. 
/ 
‘ 
রং 
্ৈ 
রা 
/ 
/ 
টা 
‘ 
রে 
A 
A 
/ 
2, 
রে 
৮ 
রে 
‘ 
A 
ৈ 
৮. 
Cl 
ঞ 
রে 
্ৈ 
রং 
Cd 
নে 
+” 
৮ 
তি 
৮. 


সূরা আল-ফাতের ৩৫ 


PN EN ENE NEN ESE ANE EL 


রঃ 

4, > oh BAA 1 পাপা LD ৪০৫ Br 

নে পন uJ + 2 ভা রে A 

Al (৪ ০, রে dnl cus) 12553) | 2৬ 

৫ কোন (আছে) তোমাদের উপর আল্লাহর অনুহথের ভোমরা খরণ কর লোকেরা হে 

A কি (কণা) 

রে 

্ জা: 5 Aw EIS H 227 7 

১ ৬৬৬৬ ৬ ক ক রি 

নী © 9৮৮0 5 2 0 28 ৪) HE GD 

্ কোন নাই পৃথিবী ও আকাশ রে 

fe ইলাহ 5) হতে রিযৃক আল্লাহ ব্যতীত সৃষ্টিকর্তা 

র্‌ AA রে 25৯ ০৫৩৫ 5 1 / S24 (65৫ ৫ 

রর লা ৯১৬০৪ ঠা, 20 95৮38) 3৬১৯১ ৯১) 

রর . তবে ০০০০০৪০ (হে নবী) এবং ০০১৯ তাহলে ভিন ছাড়া 
কোথা হতে 

‘ 

/. 575১১9৮৮55৩ ৫4222 5 ৬১ £) 2 2৮ 4 

১? ৬ পি Led 

Al 2১৮৯ 2০ 4) 3 ১১৬৩2 ৩-৯০ ৬এ৬ 

রা (সব) বিষয় দিকে এবং তোমার ও রসূলদেরকে মিথ্যারোপ কর 

বি 

্ ৃ 

৫. 2 2 Bal 4 t টি 

টে [5 ৮৫4৫2 ln 18৫ ৬৬ প্র ৫ ৫ AE 

র Fond 25) ৫১ ৩৩১ 0 (১৬) ৬ 

্ "লয় (যেন) পা সত্য আল্লাহর ওয়াদা নিশ্চয় লোকেরা হে 

ৃ 5) 96 KES Sao 

“ ৮৫৮ )) ৯০১৩ 

টু কোনবড় ধৌকাবাজ আল্লাহর ব্যাপারে তোমাদের ধৌকা দেয় না এবং দুনিয়ার 

/ (অর্থাৎ শয়তান) (যেন) 

ঢ 

‘ 

৫ 

“ 

৫ 

৩. হে লোকেরা তোমাদের প্রতি আল্লাহর যে সব অনুগ্রহ রয়েছে তা তোমরা স্মরণ রাখ । আল্লাহ ছাড়া আর কেউ 

রর সৃষ্টিকর্তা আছে কি- যে তোমাদেরকে আসমান ও যমীন হতে রেঘ্‌ক দেয়?- তিনি ছাড়া মাবুদ আর কেউ নেই। 

2 তাহলে তোমরা কোথা থেকে ধোকা খাচ্ছ? 

2 ৪. এখন যদি (হে নবী!) এই লোকেরা তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে (তবে তা কোন নতুন কথা নয়), তোমার 

রর পূর্বেও অনেক রসূলকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে। আর সব ব্যাপারই শেষ পর্যন্ত আল্লাহর দিকেই ফিরে ঘাবে। 

র্ ৫. হে লোকেরা। আল্লাহর ওয়াদা নিঃসন্দেহে সত্য। কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলে। 

| সেই বড় ধোকাবাজও যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকা দিতে না পারে। 

LA 

চি 

কি 

A 

A 

রন 

A রী 

টি 1 


বেশে ব্ে ব্রেনের ন্তব্তে NAA A AN NN NN EN EAN 


২৬ ২ ২৬ ২৬ ২৬ ৬ ৬ ২৬ ২৬ ৯৯, 


২৬৬৯৬৬২৬২৭২ ২৬০৬০৬৫৬৫৯৫ ৫৯৫৬৫৬৫৫৬৫৬৫৯৫৬৫৬৫১৫৬, 


bl ০ 


hy) 


৬৬ 
(> 328 ১6 165৫ ১০ €£ 
০৩১১৯ 1৮৬3 উচিত ৬৬৮. OSCE 
তার দলব্লকে সে ডাকে মূলত শত্রহিসেবে তাকে তোমরা সুতরাং 


৫05) ৩) 


শু তোমাদের শয়তান নিশ্চন 


GL সর্প 28d ৮১১6৫ ৮%4 24 2 ১2 ১ 
৬৬৩ ৮৪) চারি 2১০1 ১১০১ ৬৮০০1 ৩৪ 1৯৮৯৩) 
শান্তি তাদেরজন্যে কুফরী করবে বার € দোজখের অধিবাসীদের অন্তর্ভূক্ত তারা হয় যেন 


j ঠ%৮% & 
Le 46 ১৩ 5 2৫ 2৫ 2৫৬০, 21) নও 
264 ৮ 7 « UD (৬ 
৬ ভি (৪৪ রর নোম আল্লাহ প্রকৃত 
করেন 


ৎ পথে পরিচালিত এবং ইচ্ছে করেন যাকে 
Lila Lies Mig i করেন তিনি 


৬. আসলে শয়তানই তোমাদের দুশমন । অতএব তোমরাও তাকে নিজেদের দুশমনই মনে কর। সে তো তার 
অনুসারীদেরকে নিজের পথে ডাকছে এ জন্যে, যেন এরা দোজখীদের মধ্যে শামিল হয়ে যায়। 

৭, যে সব লোক কুফরী করবে, 12 
করবে তাদের জন্যে মাগফেরাত ও বড় প্রতিদান রয়েছে। 

কুকুঃ২ 


৮. যে ব্যক্তির জন্যে তার খারাব আমলকে চাকচিকাপূর্ণ বানিয়ে দেয়া হয়েছে এবং সে উহাকেই ভাল মনে করে 
(তার গোমরাহীর কোন শেষ আছে কি?), প্রকৃত কথা এই যে, আল্লাহ যাকে চান গোমরাহীতে ভূবিয়ে দেন, আর 
যাকে চান হেদায়াতের পথ দেখান। কাজেই (হে নবী!) শুধু শুধুই এই লোকদের জন্যে চিন্তা ও দুঃখে যেন 
তোমার প্রাণ ক্ষয় হতে না থাকে । এরা যা কিছু করছে, আল্লাহ তা খুব ভাল জানেন। 


CSE PE AAA A ৬৩০2৬১১৮৮১০ EASA AAS fh PD সা 


দাবা এ/2 


রা আল-ফাতের ৩৫ ১০ পারা ২২ 
AYALA 


ও 


মি 


ইয্যত- সন্যান তবে (জেনে রাখুক) তন 
আল্লাহর জন্যে 


১০ 2 2 
“পর্বত 


৯. তিনি তো আল্লাহই, যিনি বাতাসের প্রবাহ পাঠিয়ে থাকেন । পরে তা মেঘ চালিয়ে দেয়, পরে আমরা উহাকে 
এক উজ্জাড় অঞ্চলের দিকে নিয়ে যাই এবং সেই যমীনকেই জীবন্ত করে তুলি যা মৃত পড়েছিল। মরে যাওয়া 
মানুষগুলির পুনরুজ্জীবিত হয়ে উঠাও ঠিক এরূপ ব্যাপারই হবে। 

১০. যে ব্যক্তি ইয্যত চায় তার একথা জানা আবশ্যক যে, সমস্ত ইয্যত সর্বতোভাবে আল্লাহর ৷ তার নিকট যা 
উপরে উত্থিত হয় তা শুধু পবিত্র কথা । আর নেক আমলই উহাকে উপরে উত্থিত করে। তবে যারা বেহুদা 
চালবাজী করে, তাদের জন্যে কঠিন আযাব রয়েছে এবং তাদের ধোঁকা-প্রতারণা আপনিই ধ্বংস হয়ে যাবে। 


৬ ৭৯ ২৬৯ 
ASIST SSIS SS» 


৬ ২৬ ২৯ ২৬৯ 
কেনেন RRR RRL N NINN ANAS AEN AEE AAAS SEAN ES. 


সূরা আল-ফাতের ৩৫ ১১ পারা 
SAAN SSA ANAS SAIS SALAS HAAS HIV VHA tf af AN NA SAS 0 
22 


থেকে তোমাদের ৮ আল্লাহই এবং 


সি 


e272 YA ES Sd 
৬) ০ ০০৪ তু 2 ৮5) KSEE 


নারী তোমাদেরকে 
কোন টি করে এবং জোড়া জোড়া রর 


i 
|S 
J 
4+ \ 


2১৮ 32 02582 S35 ৬০০ ৩১ ৮ ৩ ৩, 53) 


ধয়ন্থলোক কোন বয়স লাভ না এবং তার জানা থাকে 


তার পানীয় 
এটা 
GE ও রে G2 
$ ৫৫ ৩ 5% ৩2 2 ভা Fle 02 
ও তাজ গোশত তোমরা আহার কর প্রত্যেকটা থেকে কিন্তু তিক্ত আর 
(মাছ) 
3:0 ৫1177 AL (৫০৫ ৫? পা ১৪ Tee 
তার মধ্যে নৌকা গুলো তোমরা দেব এবং তা তোমরা পরিধান ক অলংকার(অর্থাৎ তোমরা বের কর 
যনি মুক্তা) 
/ 23% রে B PAA তে 22 পেরি Ae ৮ 
৬১১১৬ LS 3 42 ৩2 ৮৯১ ১25০ 
শোকর কর তোমরা যাতে এবং তাঁর অনুগ্রহ থেকে তোমরা তালাশ পানিবিদীণ করে 
করতে পার যেন চলে 


১১. আল্লাহ তোমাদেরকে মাটি হতে পয়দা করেছেন । পরে শুক্রকীট হতে । অতঃপর তোমাদেরকে জোড়া বানিয়ে 
দেয়া হয়েছে (অর্থাৎ পুরুষ ও নারী)। কোন নারী গর্ভবতী হয় না, না সন্তান প্রসব করে - কিন্তু এ সব কিছুই 
আল্লাহর জান! মতেই হয়ে থাকে । কোন বয়স্ক ব্যক্তি বয়স লাভ করেনা, না কারো বয়সে কোন হ্রাস সাধিত হয়- 
কিন্তু এ সব কিছুই একটি কিতাবে লিখিত রয়েছে । আল্লাহর জন্যে ইহা খুবই সহজ কাজ । 

১২. আর পানির দুটি ধারা সমান নয়; একটি মিষ্ট ও পিপাসা নিবারণকারী, পান করায় সুস্বাদু । আর অপর ধারা 
তীব্র লবণাক্ত; গলার ভিতর দেশের ছাল উঠিয়ে দেয় । কিন্তু এই উভয় ধারা হতে তোমরা টাটকা তাজা গোশত 
(মাছ) লাভ করে থাক, ব্যবহারের জন্য অলংকারের জিনিস বের করে আনো । আর এই পানিতেই- তোমরা 
49085547575 


্‌ CAAA ০১৩০০১০৮৬৭১ MN 
RRR RRR RRR RR RRR RRR REA NNN NAN ANN ANAS ANAS ESAS EN ANNAN aN NAN 2 aN eN 4) £2 


সূরা আল-ফাতের ৩৫ ১২ পারা 


৬৬ ৬৬৬৬ ২৬ ৬৬ ৬৬ ৬৬ সেবন স্যেন্তিন্তিন্তেন্িন্তস্তন্স্বিনিতস্ি তত নতি ৩৬৩০৩০৩০৩০৩০৬১৬০৩০১০৩০৬০১১০৩১১৯১১১৯১৯১৯৩১৯১৯৮৯৮১০০৯৮৮৮৮১ নি 


ন্‌ 


১০৬২ বেজে 29১৯55595 2৩ 


/ 2.329 
«Jd 2৩1 285 Gh 3 2 BS 
দিনকে প্রবেশ করান এবং মধো রাতকে তিনি প্রবেশ 
করান 
র্€ টি / পু পিতা ্প 
১৫০ ৩৫০ ৫ (8৮8) 5 ৩৮৪৮ IRL 
পক 2 প্রত্যেকেই চন্রকে ও সূর্যকে  নিয়ত্রিত করেছেন এবং 
৮ পা 2 8 2. / 222 od 5 না ) 
LB TOTO CANES 
তোমরা ডাক যাদেরকে এবং সাজা তাঁদই তোমাদের রব আল্লাহই এত 
#2 2 ৫ 2 রর পা 2 
(১১৮৩৩ ৮০-১৯৯৮০১ ৩৬ ০৮৩৪ > ৩০ 
তাদেরকে তোমরা ডাক দি Lal ৪81 (তারা অধিকারী) না তাকে ছাড়া 


271 এ [9 ১ 595 1০2 5) 


তোমাদেরকে লা তারা শুনেও যদি আর তোমাদের ডাক তারা শুনতে পায় না 
রত ০ ৬৬৫০৪ ৯ 55 2 পাঠা 
৬১৪ 5 র্ ৮5 ঠা 2571 AD 5 
তর এবং তোমাদের পিরকর্কে ভরা রিকি রে কিয়ামতের দিনে এবং 
A ‘eee < 

হ৫৭১ ও 222) না ০০ ও এরর 55 
আল্লাহর কাছে মুখাপেশ্ষী তোমর! 

তি 


১৩. তিনি দিনের মধ্যে রাতকে এবং রাতের মধ্যে দিনকে প্রবেশ করান । চন্দ্র ও সূর্যকে তিনি নিয়ন্ত্রিত ও অধীন 


বানিয়ে রেখেছেন। এই সব কিছুই একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলে যাচ্ছে । সেই আল্লাহই (যিনি এসব কাজ 
করছেন) তোমাদের রব। বাদশাহী তাঁরই; তাঁকে বাদ দিয়ে অন্য যাদেরকে তোমরা ডাক, তারা ' কোন 
তুচ্ছাতিতুচ্ছ বন্তুরও মালিক নয়। 

১৪. তাদেরকে ডাকলে তারা তো তোমাদের দোআ শুনতে পায়না, শুনলেও তোমাদেরকে কোন জবাব দিতে পারে 
না। আর কেয়ামতের দিন উহারা তোমাদের শিরককে অস্বীকার করবে। প্রকৃত ব্যাপার সম্পর্কে এমন নির্ভুল 
খবর- একজন ওয়াকিফহাল ছাড়া যা তোমাদেরকে আর কেউ দিতে পারেনা । 


রুকু 
১৫. হে লোকেরা। তোমরাই আল্লাহর মুখাপেক্ষী । 


রিচা 


NAAN AN NAAN) বেসন সস বেসে NNN NNNANN সনু 


১ স্পা +.০- ০৮০ — ৮৮০৭ ওপানপেপপী ০ 


HEAL AA AAA Af fff hf 


RRR RRR RR RRR RR RRR RRR RRR LRA AN NN NN NNN EN NAD EN NE 


// 
A 


রে 


FP ০4 


সূরা আল-ফাতের ৩৫ ১৩ পারা ২২ 


শা সপ সিসি সস 
Pf ARS ৯১১০১৯১১১০১ ১০১০০) hy) 2৯০) কি 


2৩০ রে ১১০৬৯ 


এবং তোমাদেরকে অপসারিত 2 যদি 


৪৭625 S24 


১ 324 ৮৩৪৩ 0) 2১৯ চা 85১ 95 0 


দিকে কোন ৪ ডাকে এবং অনোর বো কোন বহনকারী বহন ক্রোধে না এবং 


152 রে trl Re রণ 9 > 7 22 
৮ 3১১ ১ 6-1 হত is ) 5 ৪১৯ 
কোননিকট আতীয় সে হয়ও যদি এবং টা তার বকে উঠান হবে” el শি 
চা মানে 2420 AT /20% 124 ৮ 
1৯5 ৪ ০৯৯ 2 ০৯১০৪ LS! JUSS ৩) 
কায়েম করে এবং নিজ ভয় করে জি তুমি সত ৮৭৮৮ 


৮ 


টি ৫:৫৫ গর্প ZL 
0 জার SAE 2১6১৩) 
দিকে এবং নামাঙ্গ 


এবং তার নির্দের জনে ALE প্ৰকৃতপক্ষে পরিশুদ্ধ হয় যে 


আর আল্লাহ তো সর্বাধিকারী ও প্রশংসিত । 


১৬. তিনি ইচ্ছা করলে তোমাদেরকে অপসারিত করে নতুন কোন সৃষ্টি তোমাদের স্থানে নিয়ে আসবেন; 

১৭. এরূপ করা আল্লাহর জন্যে কিছু মাত্র কঠিন নয়। 

১৮. কোন বোঝা বহনকারী অপর কারো বোঝা বহন করবে না । কোন বোঝা বহনকারী ব্যক্তি যদি নিজের বোঝা 
বহনের জন্যে ডাকে, তবে তার বোঝার এক সামান্য অংশও বহন করতে কেউ এগিয়ে আসবে না- সে নিকট 
আত্মীয়ই হোক না কেন। (হে নবী!) তুমি কেবল মাত্র সেই লোকদেরকেই সতর্ক করতে পার, যারা লা দেখেই 


নিজেদের আল্লাহকেভয় করে এবং নামায় কায়েম করে। যে ব্যক্তিই পবিত্রতা গ্রহণ করে, নিজেরই কল্যাণের জন্যে 
" করে। সকলকে আল্লাহর নিকটই ফিরে যেতে হবে। 


১৯. অন্ধ ও চক্ষুত্থান সমান হতে পারে না, 


NANA 


FN EEN Pb SN GN জিততে RRR RR RRR RRR RRR RUA UA NNSA AEE OEE EEE OPENS OEE SEENON EE DO 


NAAR ELE OADATNA 


সি ৯ 


৫১ 35০ ৯ 5 0 56 3 5 ০S; 


২৫. এ লোকেরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তাহলে এদের পূর্বের লোকেরাও মিথ্যা প্রতিপন্ন করেছে। 


SS EVES VES SSSA SESE SESE ESAS VASA ASSASSINS 030 513020 


রৌদ্রতাপ না আর ছায়া না এবং না আর অন্ধকার সমূহ না এবং 
2 233 7/4 ৫ ৮০৫ / ৮ 
৮০১ 2 ১১,৬১০ 9 262০) (৪৪ 5 
তনান আল্লাহ. নিচ সা আর জীবিতসমূহ “সমান হয় না এবং 
AL 5 292 2 ৯ 5৫ 32 PAE VA Sr zr wal 32/ 
০) ১5 AEA) 
1 clo ও of 2৮০ Sle এজন or 
তুমি নও কবরগুলোর ধা থে শুনাতে সমথ তুমি মা আর ইচ্ছে করেন যাকে 
(আছে) ঙিনি 
3A NEIL CG 4? TU ৫ হর 
৬৮ ১ ৮2৬১১ 1০৮৯৮ IL ৩১০০০ ০৮১০ ৯) 
নাই এবং সতর্ককারী ও সুসংবাদদাতা সত্য সহকারে তোমাকে আমরা 
হিসেবে পে প্রেরণ করেছি জে ১৬ 50 
ALL পর 55 তু ্তেঠ 34 Ger 5৮ Ad +07 5 
৩৪ 323484 9১98 ৩৪ ৬ ৯১ Mc 
(নতুন কিছু নয়) মিথ্যারোশ করে ০ সং bla a js 8 
২ ৮৪০৫ ৮: 
এ > ও 
3 ০? LO শর 
তাদের ও ঘারা বিখ্যারোপ 
(ছিল) করেছে 


২০. না অন্ধকার ও আলো সমান হতে পারে, 

২১. সুশীতল ছায়া ও প্রখর রৌদ্রতাপ সমান হতে পারে না, 
২২. আর না জীবিত ও মৃত সমান হতে পারে। আল্লাহ যাকে চান শুনান; কিন্তু (হে নবী) তুমি সেই লোকদেরকে 
শুনাতে পারনা, যারা কবর-সমূহে দাফন হয়ে রয়েছে১। 
২৩. তুমি তো শুধু একজন সাবধানকারী মাত্র । 

২৪. আমরা তোমাকে প্রকৃত সত্য সহই পাঠিয়েছি, সুসংবাদদাতা ও ভয় ্রদর্শনকারী রূপে । কোন উন্মতই 
অতিবাহিত হয়নি যাদের নিকট কোন না কোন সতর্ককারী আসেনি । এখন - 


১. অর্থাৎ আল্লাহতাআলার মসীয়তের (ইচ্ছার) কথা তো স্বতন্ত্র। তিনি ইচ্ছা করলে পাথরকে শ্রবণ শক্তি দান 
করতে পারেন। কিন্তু যেসব লোকের বুকের মধ্যে বিবেক সম্পূর্ণরূপে মরে কবরস্থ হয়েছে, তাদের অন্তরের 
মধ্যে নিজের কথা প্রবেশ করাতে পারা এবং যারা কথা শুনতেই প্রস্তুত লয় তাদের বধির কানে সত্যের 
আওয়াজ শোনাতে পারা রসূলের সাধ্য নয়। তিনি তো মাত্র সেই সব লোকদেরকে শ্রবণ করাতে পারেন 

যারা যুক্তিসংগত কথায় কর্ণপাত করতে প্রস্তুত । 


১৫ পারা ২২ 


চাপ G25 


৫ টা 
০০১৩০ 2 ০১৬) ০০ ১০ ১৯৭ 
লোকদের মধ্যে কাল 


জীব জন্ুগুলোর ৮ এবং 


(রংও) 


Gh AR BLAIS BH ০৪০ ০৩০ 5 
বিভিন্ন গৃহপালিত পশুদের এবং 


(মখোও রয়েছে) 


৬৯৩% 2 


ক্ষমাশীল পরাকরষপালী_ খানা _ নিচ আলীগনই__ তীর বালাদের এও হে. 


২৬. তন যারা মানেনি তাদেরকে আমি ধরে ফেললাম । আর লক্ষ্য কর, আমার শাস্তি কতই না কঠোর ছিল। 


২৭, তোমরা কি দেখনা আল্লাহ আসমান হতে পানি বর্ষণ করেন, পরে উহার সাহায্যে আমরা রকম-বেরকমের 
ফল বের করে আনি, যেগুলোর বর্ণ বিভিন্ন? পাহাড়েও সাদা, লাল, ও গাঢ় কালো রেখা পাওয়া যায়, যেগুলোর 
রংও নানা প্রকারের । 

২৮. এমনিভাবে মানুষ, জন্ু-জানোয়ার ও গৃহপালিত পশু গুলোর বর্ণও হয় বিভিন্ন প্রকারের প্রকৃত কথা এই যে, 


আল্লাহর বান্দাদের মধ্যে কেবল ইল্ম-সম্পন্ন লোকেরাই তাকে ভয় করে২। নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিশালী ও 
ক্ষমাকারী। 


24276 
GSMS ৯ 


প্রকাশ্যে ও 


24 2 w ৩৪৮৩৮ পে 227292 DILL ৫9) উর পাঠিত 
৮৫১ (2 (১৩৩ 5 MR ৮৪৯৩ ০১০ 
তার অনুগ্রহ থেকে তাদের বাড়িয়ে দেন এবং তাদের প্রতিফল ০৮৯ যি 
7 0 0 327 24 2 Bs G22 4 4৫ 
৬৪ ১৬০ ৬৯৯১ (৬৮15 9০) ১৯৯৮ ০৩) 

তোমার প্রতি আমরা ওহী যা গুণগ্রাহী 


তার রজের উপর (কেউ হয়েছে) ভাতা আমাদের বান্দাদের মধ্যহতে i SE 


২৯, যেসব লোক আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামায কায়েম করে, আর আমরা তাদেরকে যা কিছু রিয্ক 
দিয়েছি তা হতে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে, তাঁরা নিশ্চয় এমন এক ব্যবসায়ের জন্য আশাবাদী যাতে কখনই 
লোকসান হবে না। 

৩০. (এই ব্যবসায়ে তারা নিজেদের সবকিছু বিনিয়োগ করেছে এ উদ্দেশ্যে ) যেন আল্লাহ তাদের প্রতিফল 
পূর্ণমাত্রায় তাদেরকে দেন এবং আরও অধিক নিজের অনুগ্রহ হতে তাদেরকে দান করেন। নিঃসন্দেহে আল্লাহ 
ক্ষমাকারী ও গুণগ্রাহী। 

৩১. (হে নবী!) যে কিতাব আমরা তোমার প্রতি অহীর সাহায্যে পাঠিয়েছি তাই সত্য,- সেই কিতাবগুলোর 
সত্তা প্রমাণকারী হিসেবে এসেছে, যা উহার পূর্বে এসেছিল। আল্লাহ তার বান্দাদের অবস্থা সম্পর্কে নিঃসন্দেহে 
ওয়াকিফহাল এবং তিনি প্রতোকটি জিনিসের উপর দৃষ্টি রাখেন। 

৩২, পরে আমরা এই কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি সেই লোকদেরকে যাদেরকে আমরা (এই 


উত্তরাধিকারী দানের জন্যে) আমাদের বান্দাদের মধ্যে হতে বাছাই করে নিয়েছি । এখন তাদের মধ্যে কেউ তো 
নিজের প্রতিই যুল্মকারী, 


০৯০৪ %25 ৪ টা 5 | / 5 চি ad 
Pl) 5 99 5 ৩৪5 ৩2 58 32 ও ৩৮৬ 


LOVELY 


AAAS A IASI AAAS R ARAL RARAALASRRRAASS 


তাদের পোশাক এবং মনি মুক্তার ও স্বর্ণের দ্বারা রা 
(নিৰ্মিত) (ভাদেররে। 
৫/ Ad 2d শু হটে রঃ #2272 AE ৮ 25৮ 
১৬ ২৪১ GH DA 95১০-৮৮-৩৪ 
7: দুর করেছেন যিনি আল্লাহরই সব প্রশংসা তারা বলবে এবং রেশমের  তারমর্থে 
৮৫৮৫ 2 ২৫) 4৫ ৬৮১৫৫ 252 ৫ ৮৫৮৫ ৫৫2 
ই ৬ | (ও ১৯২১ ৫.) ৬০)১৮ ০১৯) 
আনা গু অবশ্যই আমাদের রব নিশ্চয় দু্িন্তা 
৫ GAL ৩০ ৫৫৮৫ 4 24% 2 ee CLS? AEA 
5 ০০১ (৩ (৮৪৯০৭৯১952৬ 25 
না আর কোনক্লেশ তার মধ্যে আমাদের স্পর্শ না তার অনুগ্রহে চিরন্তন ঘর 


কেউ মধ্যম-পন্থী, আর কেউ আল্লাহর অনুমতিক্রমে নেক কাজসমূহে অগ্রসর । এটাই বড় অনুগ্রহ ৷ 

৩৩. চিরকালীন বেহেশত্‌ - যাতে এরা প্রবেশ করবে, সেখানে তাদেরকে স্বর্ণের কংকন এবং মণি-মুক্তায় সজ্জিত 
করা হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের । 

৩৪. আর তারা বলবেঃ শোকর সেই আল্লাহর যিনি আমাদের দুশ্চিন্তা দুর করে দিয়েছেন । আমাদের রব নিশ্চিতই 
ক্ষমাদানকারী এবং গুণগ্রাহী। 

৩৫. যিনি আমাদেরকে নিজের অনুগ্রহে চিরন্তন বসবাসের জায়গায় এনে দিয়েছেন । এখন এখানে আমাদের না 
কোন কষ্ট হচ্ছে, আর না ক্লান্তি লাগছে। 


৩৩১৩৩১৮১১১৮ 


সিতি্তির্তিস্তির্িস্তস্১স্িস্তিস্পিস্পি১১ 


সি 


২৬২০২২২২২২২ ২৬৬২৬ সিসি বিস্িসিস্িস্বিস্তিম্ | 


শব্দ-৭/৩-_ 


202 


RO SEER NS ANN NEES NOSES OEE EEE EN EEE ENE EEE EO EEE EEN ESE 


৬ 
> 


মতিন ত্েম্তিস্ত৩৬৬০৩৩০৩০৩০৬০১৮১১০০০০৮০০৮৮ 


৯) 


Cs কাজ করব 
TE 46 ৫ ৫7444 


এবং শিক্ষা,নিতে কেউ 


RIOR NAS AS NRE SAS AAS SAS AY OSS NSN AN AN EN AN EN AD ADEN AAAI ARRARRA LR ARS APIA ASS 
১৯টি 


১৮ | পারা ২২ 


হালকা করা হবে না আর তারামরবে যে তার্দের উপর চুড়ান্ত কর! হবে 
(মৃত্যু) 


পাঠ উপ ৩প শর ১৪৫ 2 2 তত A রি 
05222 £ 56226 LB CPS BDH ১৩৩ 
এরূপে তার শাস্তি 


চিৎকার করে বলবে তারা এবং অকৃতজ্ঞকে প্রত্যেক প্রতিফলদেই 


Ph 
(৫৬০ রি ES PAE CEE COE A (৮5 
** 5 ১৮৯) "সি 0 - 
যা ‘তা হতে) কীর রি 2 
ভিন্নতর FRA আমরা আমাদেরকে বের হেআমাদের তার মধ্যে 
করুন রব 
wd 2 


CAI ASS A ASIA RI SAAS ARRAN NAS SD 


(চাইলে) তার মধ্যে শিক্ষা গ্রহণ করতে যাতে তোমাদের আমরা বয়স (বলা হবে) আমরা করতে ছিলাম 


দান করেছি নাই কি 


£ ১ দু ১ প্রা ও ! 2 
৪১৪১ ৩০ ৩০৮৬) CU WB 52091 IE 
কী কো যনিিন্রে বিনে” ৯৩১ 401 SH 


অপর তোমরা সুতরাং  সতর্ককারী তোমাদের এসেছিল 
(কাছে) 


৩৬. আর যারা কুফরী করেছে তাদের জন্য রয়েছে 

মরে যাবে আর না তাদের জন্যে জাহারামের জাহান্নামের আগুন । না তাদের ব্যাপার চুড়ান্ত করা হবে যে 
88888 : র আযাব কোনরূপ র ই 
প্রত্যেক ব্যক্তিকেই প্রতিফল দান করে থাকি। শন করা হবে। এ তাবে আমরা কুফরীকারী 


এ সিনে তারা কারি করে বলবেঃ “হে আমাদের আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করে নাও- যেন 
জামা র সর ন, সেই আমল হতে ভিন্নতর যেমন পূর্বে করতে ছিলাম” । (তাদেরকে জবাব দেয়া হবেঃ) 
আমরা কি তোমাদেরকে এমন বয়স দান করেনি যাতে কেউ শিক্ষা গ্রহণ করতে চাইলে শিক্ষা গ্রহণ করতে 


পারত? আর তোমাদের নিকট সতর্ককারীও এসেছিল ! এখন 
সাহায্যকারী নেই" । স্বাদ গ্রহণ কর। এখানে যালেমদের কোন 


SSS GO GSES SASS ত্ততরম্্ত্৩৩৩৯১১৯৯৯১১৮৮৯৮১১৮১ 


hy 


পারা ২২ 
J ্‌ ঠি 
চি AG ) DE 127 টি 
খুব অবহিত তিনি নিশ্চয় পৃথিবীর ও আসমানসমূৃহের গোপন রহস্যের অবগত রর 
গার পা EG 2 29 2 A 
j এ 326 ):০) রঃ 
প্রতিনিধিহিসেবে তোমাদেরকে যিনি তিনিই অপ্তরসমূহের ত সম্পর্কে রঃ 
ছেল (আৱ্লাহ) 
/ 
2rd Land EPA ৮ 
র 52201 ৩ SJ 555% ৫৮৯৩১ ১25 ৩১৮০৪১৪। নু 
না এবং তার কৃফরীর দি অতঃপর ৫ 
(শাস্তি) (পড়বে) খন টিভি এ 219 
“2 লে 22/44 72206 2 we প৩ 27 24 
০৪১৬০) ৩১৪, ১ ০৩৩০ ১) 2) ৩৬৪ ১ 5 
কার্ষেরদেরকে বৃদ্ধিকর্বে না আর ক্রোধ eh 


এ ছাড়া তাদের রবের 


তোমাদের শরীকদেরকে Sh বল 
দেখেছ কি 


(৩০ Sk BS Bois 5) AY 
i তাদের কুফরী 


5 ( 2৮5৮৫ 2 > CDA 
02158150034 ১৪১. 033 ৩৪ ৬৯৩৪ 


কিছু তারা সৃষ্টিকরেছে কি আমাকে দেখাও আল্লাহকে ছাড়া তোমরা ডেকে থাক 


২৩৯৮৫) ১ ৫১১ 7 4 2) 
মধ্যে on ০৫৮০৭ 


কুকুঃ৫ 

৩৮. নিঃসন্দেহে আল্লাহ আসমান সমূহ ও যমীনের সব গোপন জিনিস সম্পর্কে ওয়াকিফহাল । তিনি তো বুকের 
গোপন রহস্য সম্পর্কেও জানেন। 

৩৯. তিনিই তোমাদেরকে যমীনে খলিফা বানিয়েছেন। এখন যে ব্যক্তি কুফরী করে, তার কুফরীর শাস্তি তারই 
উপর বর্তিবে । কুফরী কাফেরদেরকে কেবলমাত্র এই উন্নতিই দান কর যে, তাদের আল্লাহর গযবের মাত্রা তাদের 
প্রতি অধিক বৃদ্ধি করে দেয়। কাফেরদের জন্যে ক্ষতির মাত্রা বৃদ্ধি ছাড়া আর কোন উন্নতি নেই । 

৪০. (হে নবী!) তাদেরকে বলঃ “তোমরা তোমাদের সেই শরীকদেরকে কখনও দেখেছ কি, যাদেরকে তোমরা 


আল্লাহকে ছেড়ে ডেকে থাক ? আমাকে বল, তারা যমীনে কি পয়দা করেছে কিংবা আসমানসমূহে তাদের কি 
অংশীদারিত্ব রয়েছে?” 


৫ 
“ 
‘ 
/ 
/ 
/ 
/ 
রর 
/ 
/ 
/ 
রঃ 
৫ 
/- 
/ 
‘ 
‘ 
৬ 
ৈ 
/ 
/ 
‘hh 
‘ 
৫ 
/- 
/ 
/ 
“ 
“ 
4 
রং 
রা 
‘A 
৮ 
রর 
/ 
‘ 
‘ 
“ 
/ 
+ 
6৫ 
Kt 
&ৈ 
/ 
£ 
/ 
/ 
৫ 
৬ 
/ 
/ 
রা 
/ 


ace 
AA AN NEN PRON NN A NNN SSNS NNN AN AN NAS ASAT AS AS OY SAY OY NS EN AN ON AN ENA 


সূরা আল-ফাতের ৩৫ ৪ 8৯১ 


ডঃ 
ৈ 
‘ 
রে 
/ 
‘lh 
‘lh 
Alf 
ৈ 
৬৫ 
/ 
(2 
‘ 
+ 
তু 
‘ 
/ 
দি 
/- 
/ 
৫ 
৬ 
৫ 
/ 
‘ 
রে 
/ 
/ 
ঠ 
/ 
‘ 
ং 
CL 
/ 
‘ 
৫ 
/ 
‘A 
/ 
‘hh 
/ 
চৈ 
৫ 
‘lh 
রে 
রে 
‘ 
“ 
/ 
/ 
/ 
এ 
৬ 
ৈ 
এ 
এ 
‘lL 
‘lh 
/ 
/ 
রে 
রং 
ff 
/ 
রর 
A 
রে 
৫ 
৫ 
ঠৈ 


1 পে 25151 ্ব 
১ (821 এ 
utd 


অথবা 


Lo 2:১৮ 
5) ৩০০ (৮4৮ 
অপরকে তাদের একে 


0৮৫2 AIL 2A পাঠ 
৮১ ১ 8955 ৩1592 ১ ৯৮ 


ad 


১১ ৩৬ LL ০১ ডি 3৮ 


এছাড়া তাদের বৃদ্ধি করেছে না 


(এ যদি তারা বলতে না পারে, তবে তাদেরকে জিজ্ঞাসা করঃ) “আমরা কি তাদেরকে 
কোন লেখা লিখে দিয়েছি, যার ভিত্তিতে এরা (তাদের এই শিরকের পক্ষে) কোন পরিষ্কার সনদ রাখে?" না- 
এমন কিছুই নেই । বরং এই যালেমরা পরম্পরকে শুধু ধোকা দিয়েই চলেছে। 

৪১. প্রকৃত কথা এই যে, আল্লাহই আসমান সমূহ ও যমীনকে টলে যাওয়। হতে ফিরিয়ে রেখেছেন। উহা যদি টলে 
যায়, তাহলে আল্লাহর পরে দ্বিতীয় কেউ উহাকে ধরে রাখবার নেই। নিঃসন্দেহে আল্লাহ বড় ধৈর্যশীল এবং 
ক্ষমাকারী। 

৪২. এই লোকেরা আল্লাহর নামে কড়া কড়া 'কসম' খেয়ে বলছিল যে, তাদের নিকট কোন সতর্ককারী যদি এসে 
থাকত, তাহলে এই লোকেরা অপর প্রত্যেক জাতি অপেক্ষা অনেক বেশী হেদায়াত প্রাপ্ত হত। কিন্তু সতর্ককারী 


যখন তাদের নিকট এসে গেল, তখন তাদের আগমন সত্যন্বীন হতে পলায়ন ছাড়া আর কোন জিনিস বৃদ্ধি করে 
দেয় নি। 


সূরা আল-ফাতের ৩৫ ২৯ পারা ২২ 


৮৮৯৮৯১৮৯৮৯১৯১১০০১০১০০০০১৯১০৭ ১১০১০০০১০১১১০১০১০১১৩১১১০০শি৩৩০১০সি সিডি 


155 2855 রর ৪১৯৪ 


পৃথিবীর মধ্য 


ERIE ALATA ALANNA NN NNN INE ENE NN DN GN ON OE GN ON SCN EN ENON CN EN ENE LY 


(তাদের) 
bil 

2%, 2 রঃ 5 Los 

9 Ss 505৩ (৩০ ১7) 2) SA ১৮৮৯১ 

না আর আকাশসমূহের মধেকার কিছুই রি তাকেঅক্ষয * করতে আল্লাহ নন এবং শর্তে 
পারে (এমন যে) 

ৃ ৪৬১ রে G6 Sho Gg 

মহাক্ষমতাবান হলেন. তিনি নিশ্চয় পৃথিবীর (কোন কিছু) 


আধাকার 


৪৩. এর! পৃথিবীতে আরও বেশী অহংকার করতে লাগল, আর নিকৃষ্টতম চাল চালতে শুরু করল। অথচ খারাব 
চাল যারা চালে, তা তাদেরকেই ধ্বংস করে । এখন কি তারা এর অপেক্ষা করছে যে, অতীত জাতিগুলির প্রতি 
আল্লাহর যে রীতি ছিল তাদের সাথেও তাই প্রয়োগ করা হবে? এই যদি হয়ে থাকে, তাহলে তোমরা আল্লাহর 
নিয়ম-নীতিতে কন্সিনকালেও কোন পরিবর্তন পাবেনা । আর আল্লাহর সুন্নতকে উহার জন্যে নির্দিষ্ট পথ হতে কোন 
শক্তিই ফিরাতে পারে তাও তোমরা দেখবে না! 

88. এরা যমীনে কখনো চলাফেরা করে দেখে নাই কি? তা হলে এদের পূর্বে যেসব লোক চলে গেছে এবং যারা 
এদের চাইতে অধিক শক্তিশালী ছিল তাদের যে পরিণতি হয়েছে তা তারা দেখতে পেত। কোন জিনিসই 
আল্লাহকে অক্ষম করে দিতে পারে না- না আসমান-সমূহে, না যমীনে তিনি সব কিছুই জানেন ও সব জিনিসের 
উপর তিনি ক্ষমতা রাখেন। 


রনির 


FOE SNe BN NY NN LN ER RY RG RY RY CN ON NO OV GS GN ON 
hf Path fff ff AA fff fa ff 5) CALI ALAA ASA SSARA SARIS ARPA PS 


সূরা আল-ফাতের ৩৫ ২২ পারা ২২ 


LEN EVEN LS ONAN ANE EN NS AS AS AV AV ENEN AN AN NAVAN AN LS ANANAN AN IN ANA ৭ ১৫১৫১/১০//55/ ১৯৯৯০ 
|] রর Pd FA / ৩০০ লট পরি রত রত রে 9 2 A 
2৪] ee শখ || পি নি চি 
৮ রা 1:৯৯ ee (০০৩) al ৩১15 ৯) ১ 
উপর  ছাড়তেন না উল একারণে লোকদেরকে আক্লাং ধরতেন যদি এবং 
পো পা ণ। ১৬৫৫ ০. EL > A 31 
ঞ রি w i 
bal এ) AE ০518 26552 0১৪ 
একটা সমর পর্যন্ত তাদের অবকাশ দিয়ে কিন্তু চলমান প্রানীকেই কোন তার পৃষ্টের 
"থাকেন তিনি 
/ / Ay Gr 2804 EN (04 AK 
8 | ৩১১ শী $ 1১ তু (Cutan 
হবেন আল্লাহ নিশ্চয় তখন তাদের সময় আসবে যখন অতঃপর নির্দিষ্ট 
E22 রত 7 
(1798 ১৩৪ 


খুব দৃষটিমান তর বান্দাদের 
(অর্থাৎ দেখে নিবেন) সম্পর্কে 


৪৫. তাদের ক্রিয়া-কলাপের জন্যে তিনি যদি তাদেরকে পাকড়াও করতেন, তাহলে যমীনে কোন প্রাণীকেই বেঁচে 
থাকতে দিতেন না। কিন্তু তিনি তাদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিচ্ছেন। যখন তাদের সময় পূর্ণ 
হবে, তখন আল্লাহ্‌ তাঁর বান্দাদেরকে দেখে নিবেন। 


তন্ত্র ্তত৩৩৬১১০৩৬০৩০৬০৩০৩০৩০৩৬০৩৬১৬০৩১৬০০৩০৩১৩০৬৩১১১৬০৩১৩স৩০৩৭৩০১১১০১০১০১১০১৮৯৯০ 


BS et aK 


সূরা ইয়া-সিন ৩৬ ২৩ পারা ২২ 
১১১৯১৬১১৯৯১১১১/১৯১৯/১/৮১//৮১৬৮১৮১/১৯৯৬১ 


সূরা ইয়া-সীন 


নামকরণঃ সূরাটির শুরুর দুটি অক্ষরকেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ বণনাভংগি চিন্তা-বিবেচনা করলে মনে হয়, এ সূরা নাযিল হওয়ার 
সময়-কাল হয় মক্কী জীবনের মাঝামাঝি সময়ের শেষ ভাগ, অথবা এ একেবারে শেষ কালে নাযিল হওয়া সূরা 
সমূহের মধ্যে একটি । 


বিষয়বস্তু ও আলোচনাঃ এসূরায় যা বলা হয়েছে তার উদ্দেশ্য হল হযরত মুহাম্মদ (সঃ- এর 
নবুয়্যতের প্রতি ঈমান না-আনা এবং তীর প্রতি যুল্ম ও ঠাট্রা-বিদ্রুপমূলক ব্যবহার করার দরুন কুরাইশ 
কাফেরদেরকে পরিণাম সম্পর্কে সাবধান করা । এতে ভয় প্রদর্শনের সুরটি খুব বেশী সোচ্চার এবং জোরদার । কিন্তু 
বার বার ভয় প্রদর্শনের সংগে সংগে যুক্তি-প্রমাণ ও দলিল দিয়ে মূল তত্ত্ব বুঝিয়ে দেয়ার পদ্ধতিও অবলম্িত 
 হয়েছে। এতে তিনটি বিষয়ের প্রমাণ পেশ করা হয়েছেঃ 


তওহীদ সম্পর্কেঃ প্রাকৃতি নিদর্শনাদি ও সাধারণ বিবেক-বুদ্ধির সাহায্যে; পরকাল সম্পর্কেঃ প্রাকৃতিক নিদর্শনাদি, . 
সাধারণ বিবেক-বুদ্ধি এবং স্বয়ং মানুষের নিজের অস্তিত্বের সাহায্যে; হযরত মুহান্মাদ (সঃ)-এর নবুয়ত ও 
রেসালাতের সত্যতা সম্পর্কেঃ এ পর্যায়ে প্রমাণ হিসেবে বলা হয়েছে যে, তিনি রেসালাতের দায়িত্ব পালনে সম্পূর্ণ 
নিঃস্বার্থ ও গরজহীন ভাবেই সমস্ত শ্রম ও কষ্ট স্বীকার করছেন। সে সংগে এ কথাও যে, তিনি যেসব বিষয়ে 
লোকদেরকে দাওআত দিচ্ছেন তা পরিপূর্ণ বিবেকসম্মত। তা কবুল করায় মানুষের নিজেরই কল্যাণ নিহিত । 


এ প্রমাণের বলে তীব্র শাসনবাণী, তিরঙ্কার ও সাবধানকরনের কথাগুলি খুবই জোরদার করে বার বার বলা 
হয়েছে- যেন দিলের বদ্ধ দুয়ার খুলে যায় এবং যাদের মধ্যে সত্য কবুল করার যোগ্যতা সামান্য মাত্রও রয়েছে 
তারা যেন অবশ্য প্রভাবিত ও উদ্দুদ্ধ হয়ে ওঠে । 


ইমাম আহম্মদ, আবু দাউদ, নাসায়ী, ইবৃনে মাজাহ ও তিবরানী প্রমুখ মুহাদ্দিস মা'কাল ইবৃনে ইয়াসার হতে বর্ণনা 
করেছেন, নবী করীম (সঃ) বলেছেনঃ ৬।)৯/1 ৮৮49 ৮/৮-- “সূরা ইয়া-সীন কুরআনের দিল” । এ উপমাটি 
ঠিক তেমনি যেমন বলা হয়েছে, “সূরা ফাতেহা কুরআনের মা” । ফাতেহা সূরাকে ‘কুরআনের মা" বলার তাৎপর্য 
এই যে, ওতে কুরআন মজীদের সমগ্র শিক্ষার সারকথা বিবৃত হয়েছে । অনুরূপভাবে সূরা ইয়া-সীন কুরআনের 
জীবন্ত ও প্রাণবস্ত দিল এ হিসেবে যে,এ সূরা কুরআনের দাওআতকে অতীব জোরালো ও বলিষ্ঠভাবে পেশ করে। 
এর প্রচন্ডতায় স্থবিরতা চূর্ণ হয় এবং প্রাণে গতিশীলতা সূচিত হয় । 


মেসি RRR RRR RRR RE ত্িন্ণিন্িস্তস্ত৬্তন্ণ্১৩৩৬৩৬৫৩৩০৩০৩৬০১০৩০৩১৬০৩৩০৬০১১৩০৬৭১১৩১১১১১৩১১৯৯১১১০১৯১৯১৯১১১৯৩৯১১৮০৮৯৮স০স৩০স্৩ 


সুরা ইয়া-সীন ৩৬ ২৪ পারা ২২ 


৮৯৮১৯৮৮১১ ৬ 


hf) স১১০৬১০৬৬০১৯১৯১১১৮৯১৯৭ AAS AAAS PASAY 


নি 


হযরত মা'কাল ইব্নে ইয়াসার হতে ইমাম আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ আরো একটি হাদীস বর্ণনা 
করেছেন। তাতে বলা হয়েছে, নবী করীম (সঃ) বলেছেনঃ (/0১+ ৪ ৬ ৪)১৮18/91 -তোমাদের মুযূর্যু 
লোকদের সামনে সূরা ইয়া-সীন পাঠ কর”। এর তাৎপর্য এই যে, মৃত্যুমুখে প।৩ত মুসলমানের মনে এর দরুন 
মৃত্যুকালে সমস্ত ইসলামী আকীদাই তাজা ও নতুন হয়ে ওঠে না, বিশেষ ভাবে তার সামনে পরকালের পুরা 
নকশাটা উদ্ভাসিত হয়ে ওঠে । দুনিয়ার জীবন নিঃশেষ হওয়ার পর তাকে পরবর্তী কোন সব মনযিলের সম্মুখীন 
হতে হবে তা সে স্পষ্ট জানতে পারে । এ কল্যাণ দৃষ্টির পূর্ণতা বিধানের জন্যে আরবী বোঝে না এমন লোকদের 
সামনে মূল সূরা পাঠ করার সংগে সংগে তার তরজমাও পড়ে শুনানো আবশ্যক । এর সাহাযোই নসীহত ও স্মরণ 
করে দেবার কাজটি পূর্ণ মাত্রায় সম্পন্ন হতে পারে । 


৯১৯৩১০১১৮৭৬ 
তত ০১১০১০০০০০০ 


ইত 


তত তত তত তততততত তত তত তত SSS SSS RIP 


f ভি 


সূরা ইয়া-সীন ৩৬ ২৫ 


৬ 


স্০/০১১১১০১৩০১১১১০৩০১৭১১১৯৩০১১৭০৯০৯৭১৭৩৯১০১৯১১১৯০১১১১০স১০১১৪ fff) 


Ps 


টি e807 ? 02 PA AANA < লা 82 
তি ভি ও 
পাঁচ তার রুকু (সংখ্যা) মী  হয়াসীন পুরা তি) * শতরাশিতার আয়াত' সংখ্যা 


Osis 


অতীবযেহেরবান অশেষ দয়াল আল্লাহর নামে (শুরু করছি) 
& 5১০ 05 HB 899 ৬ 2 ৪০৪ 


(িযিিতিতির) রাসূলদের অন্তর্ভূক্ত অবশ্যই তুমি নিশ্চয় হিকমতপূর্ণ কুরআনের শপথ 
iy (বিজ্ঞানময়) ১ 


হের 7৫ বির AES A ৭ 
রি IMS a BS od) (০১৮৩ Om 
(এমন) সতর্ক কর তুমি (যিনি) পরাক্রমশাণপীর (এই কোরআন) সরল সঠিক 
মেহেরবান (পক্ষহতে) অবতীণ করা 
৫ ৯527 42৫ করর রি 25 22 / 
০৪ J 16৫ 20) 
উপর (শাস্তি উপযুক্ত নিশ্চয় গাফিল অতএব তাদের পিতৃ- 
হয়ে ( ) তারা পুরুষদেরকে 
2 2d ES 
OLEH ১) 8 
ঈমান আনবে ন! সুতরা 
তারা 
রুকুঃ১ 
১. ইয়া-সীন। 


২. বিজ্ঞানময় কুরআনের শপথ; 

৩. তুমি নিঃসন্দেহে রসূলগণের একজন। 

৪. নির্ভুল সঠিক পথের অনুসারী । 

৫. (এই কুরআন) পরাক্রমশালী সর্বজয়ী ও মেহ্রেবান মহান সত্তার নাযিল করা কিতাব। . 
৬. যেন তুমি এমন এক জাতিকে সাবধান ও সতর্ক করতে পার যাদের বাপ-দাদাদেরকে সাবধান ও সতর্ক করা 
হয়নি এবং এ কারণেই তারা গাফলতের মধ্যে পড়ে রয়েছে। 

৭. এদের অধিকাংশই আযাবের সিদ্ধান্তের উপযুক্ত হয়েছে। এজন্যে তারা ঈমান আনে না?! 


১. এখানে সেই সব লোকদের কথা বলা হয়েছে যারা নবী করীমের সেঃ) দাওআতের মুকাবেলায় যীদ ও 
হঠকারিতা সহ এ কথা একেবারে সিদ্ধান্ত করে নিয়েছিল যে- কোন মতেই তার কথা শোনা হবে না। এই 


সব লোকদের সম্পর্কে বলা হয়েছে “ইহাদের অধিকাংশই আযাবের সিদ্ধান্তের উপযুক্ত হয়েছে”, এজন্যে 
এরা ঈমান আনছে না। 


সেন্ড ্্িস্তিন্তি্শ্তর্তে্ত্্িত৩৩৬০৩০৬০৩০৩০০৬০৬১১০5৬১১৯১১১১৯১১১১৯১১৬ ESE EASA ৩৩৩০৬১০১১৬১ 


AANA NNNNNAN NY? 
শব্দ-৭/৪__ সি 


১৫5 2৫ 


এ | Es 


পর 22 2 A 


০৬৩৯৮%, ) 


ভাৱা ঈমান ন 
আনাবে 


৮: আমরা তাদেরকে গলায় বেড়ি লাগিয়ে দিয়েছি, তাতে তারা থুঁত্নি পর্যন্ত শৃংখলিত হয়ে রয়েছে । এজন্যে 
তারা মাথা তুলে দীড়ায়ে রয়েছে ২। 

৯. আমরা একটি প্রাচীর তাদের সামনে খাড়া করে দিয়েছি, আর একটি প্রাচীর তাদের পিছনে । আমরা তাদেরকে 
ঢেকে দিয়েছি। এখন তারা কিছুই দেখতে পায় না ৩। 

১০. তুমি তাদেরকে ভয় দেখাও আর না-ই দেখাও, তাদের জন্যে সমান । তারা মানবে না। 


২, তিওক'- গল-শৃংখল অর্থাৎং- তাদের নিজেদের হঠকারিতা, সত্যকে স্বীকার করে নেবার ব্যাপারে যা৷ তাদের 
পক্ষে প্রতিবন্ধক হয়ে দীড়িয়েছিল। “থুথনি পর্যন্ত শৃংখলিত হয়ে" যাওয়া ও “মাথা তুলে দীড়িয়ে" থাকা 
অর্থ তারা “উদ্ধত গ্রীবা” হয়ে আছে যা অহংকার ও স্পর্ধার ফল । 
এক প্রাচীর সামনে ও এক প্রাচীর পিছনে খাড়া করে দেয়ার অর্থ হচ্ছে -এই অহংকার ও হঠকারিতার ' 
স্বাভাবিক ফলে এরা অতীত ইতিহাস থেকে কোন শিক্ষা গ্রহণ করে না ও ভবিষ্যতের পরিণাম সম্পর্কেও 
কখনও কোন চিন্তা করে না। এদের কুসংস্কার সব দিক থেকে এদেরকে এরূপভাবে ঢেকে ফেলেছে ও এদের 
বিভ্রান্তি এদের চোখের উপর এরূপ পর্দা ফেলে দিয়েছে যে, সেই সুস্পষ্ট ও উম্মুক্ত সত্যগুলিও তাদের দৃষ্টিতে 
পড়ে না যা প্রত্যেক সুস্থ্য-প্রকৃতি সংস্কারমুক্ত মানুষ সহজে দেখতে পায়। 


৫ 
/ 
‘ 
/ 
CA 
“ 
/ 
‘ 
রে 
/ 
/ 
/ 
/ 
CC 
/ 
/ 
করি 
‘ 
৫ 
/ 
‘ 
৬ 
‘ 
‘hh 
‘ 
৫ 
+“ 
৬৫ 
‘ 
রঃ 
রব 
“i 
৫ 
“ 
“ 
রঃ 
/ 
/ 
‘hh 
KC 
“ 
‘ 
৫ 
‘ 
/ 
(A 
রং 
৫ 
/ 
টি 
রে 
/ 
/ 
রর 
্ৈ 
“ 
‘ 
‘ 
রং 
্ৈ 
€ 
৫ 
চে 
‘ 
“ 
এ 
/ 


শি 


‘A 
রে 
‘ 
AG 
‘ 
৮ 
4 
££ 
/ 
/ 
‘ 
৬ 
গং 
‘ 
রর 
‘ 
“ 
/ 
“ 
‘ 
‘ 
৫ 
‘ 
A 
‘A 
A 
‘lh 
4‘ 
৫ 
A 
রা 
/ 
A 
‘ 
/ 
‘lL 
/ 
/ 
/ 
‘ 
৫ 
রে 
/ 
রে 
ৈ 
“ 
‘ 
রং 
‘ 
/ 
৫ 
রে 
রর 
রে 
€ 
রর 
/ 
৬ 
৫ 
/ 
/ 
2 
রে 
গু 
্ৈ 
দি 
ৈৈ 
/ 


EAR 222 
2১৯ ৮১০৬ 
ক্ষমার তাকে সুতরাং 
দাও সুসংবাদ 
915৮ 2৫ DE ১৪৮৮৫ ১5 4৫2. ডি 22% i 


7০০০৮ 50৯ 3 ৮৯১ ঠা? 1৮০৩৩ 
তা আমরা সংরক্ষিত জিনিষ প্রত্যেক এবং' তাদেরকীর্তিসমূহ ও তার!আগে যা আমরালিখে এবং মৃতদেরকে 
করেছি (যা পিছনে রেখেছে) যাচ্ছি 


LAA AME Gl 
৮99১8 ০০০০ ৯৫৪ 


একটি 'আধিবাসীদেরকে দৃষ্টান্ত তাদের কাছে বর্ণনা কর এবং 
জনপদের 


5০৮ ০৫) 67 ১) 9 ০0229 ও 


তাদের প্রতি ৮৬ ৮ যখন রস্লগণ সেখানে রিনি 


এ ৬ 8 ভে « ৫ 68 (5৩৫ 


PAA e 
PA 
রসূল হিসেবে তোমাদের প্রতি নিশ্চয় ভি কৰীয জাকে আমরা সাহায্য উতয়কে তারা৷ তখন 
(প্রেরিত হয়েছি) আমরা বলল দিয়ে করলাম তখন  মিথ্যারোপ করল 


১১. তুমি তো সাবধান করতে পার সেই ব্যক্তিকে যে উপদেশ মেনে চলে এবং না দেখা দয়াবান আল্লাহকে ভয় 
করে । তাকে ক্ষমা ও সম্মানজনক প্রতিফলের সুসংবাদ দিয়ে দাও। | 

১২. আমরা নিশ্চিতই একদিন মৃতদেরকে জীবন্ত করব: তারা যেসব কাজ করেছে তা সবই আমরা লিখে যাচ্ছি। 
আর যা কিছু নিদর্শন তারা পিছনে রেখে যাচ্ছে তাও আমরা সুরক্ষিত করে রাখছি। প্রত্যেকটি জিনিসই আমরা 
একটি উন্মুক্ত কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। 


১৩. দৃষ্টান্তস্বরূপ তাদেরকে সেই জনবসতির কাহিনী শুনাও, যখন সেখানে রসূলগণ এসেছিল । 
১৪. আমরা তাদের প্রতি দু'জন রসূল পাঠাই, তারা এই দু'জনকেই মিথ্যা প্রতিপন্ন করে। পরে আমরা তৃতীয়জন 
সাহায্যের জন্যে পাঠালাম ৷ তখন তারা সকলেরই বললঃ “আমরা তোমাদের প্রতি রসূল হিসেবে প্রেরিত হয়েছি” । 


সূরা ইয়া-সীন ৩৬ ২৮ ৃ পারা ২২ 


০ স্পা centre ana Te Yo ey Ca + ET ment Tay et tam Do Omnia শী শীল 


3 2 ৫9 ডি; ৩32 2) FEIT 


দয়াময় অবতীর্ণ করেছেন না এবং আমাদেরই মত মানুষ এছাড়া তোমরা ন! [লোকেরা) 
বলল 


Re ৬ 2৬ 9৩5৩৬ *। ৩ হর 


জানেন আমাদের রব রসুলরা) মিথ্যা বলছ এছাড়া টি না ১ 
বলল 
তা ৫ ) ৩ ঠর্প EY Td LE) 
সুস্পর্ট AE এরি? না এবং ET নিশ্চয় 


সরি ৪2৫৫ 122455 re EA EW নি 
es 285 ৮ ৬৮ শি উঠ উঠি 


এবং তোমাদেরকে আমরা add না অবশ্যই তোমাদেরকে আমরা অমঙ্গল নিশ্চয় তারা বলল 
বদি মনে করি আমরা 


র ? Z ৫ টা ৫৫ 
2220 
মর্মান্তিক J 


তোমাদের সাথে র ০৭ 


(কারণ) হতে অবশ্যই 
2 % Pd 5 নি ৬৬ ed EA 2d 2০7৫ তিতা 
/ 2 22s ১০১১ 
৩5 20 ০৯১১৪ ০ 5 ৬৮1 
হতে আসল এ অবস্থায় শীমাল 'খনকরি লোক তোমরা বরং তোমাদের উপদেশ (এ সববলছ) 


দেওয়া হয়েছে যদিও কি 


oe 72 ০ 221 ZL 26 5৫. ars AA rls 
| 552) 0৬ ১ ০৯৮ 2৬৯ তা 
Le EEE এক ব্যক্তি নগরের এক প্রান্ত 


১৫. জনবসতির লোকেরা বললঃ “তোমরা তো কিছুই নও, আমাদের মতোই কয়জন মানুষ মাত্র । আর আল্লাহ 
দয়াময় কক্ষণই কোন জিনিস নাযিল করেননি । তোমরা শুধু মিথ্যা কথাই বলছ” । | 
১৬. রসূলগণ বললঃ “আমাদের আল্লাহ জানেন আমরা নিঃসন্দেহে তোমাদের প্রতি রসূল হিসেবেই প্রেরিত হয়েছি। 
১৭. এবং সুস্পষ্ট পয়গাম পৌছে দেয়া ছাড়া আমাদের আর কোন দায়িত্ব নেই" । 
১৮, বসতির লোকেরা বলতে লাগলঃ “আমরা তো তোমাদেরকে আমাদের জন্যে দুর্ভাগ্যের কারণ মনে করি। 
তোমরা বিরত না হলে আমরা তোমাদেরকে প্রস্তরাঘাত করব এবং আমাদের নিকট তোমরা বড় মর্মান্তিক শান্ত 
পাবে”। 
১৯. রসূলগণ জবাব দিল $ “তোমাদের দুর্ভাগ্যের কারণ তো তোমাদের নিজেদের সংগে লেগে রয়েছে। এ সব 
কথা কি তোমরা এ জন্যে বলছ যে, তোমাদেরকে নসীহত করা হয়েছে? আসল কথা হল, তোমরা বড় 
সীমালংঘনকারী লোক" ৷ 

২০. ইতোমধ্যে শহরের উপকণ্ঠ হতে এক ব্যক্তি দৌড়ে আসল,এবং বললঃ “ হে আমার জাতির লোকেরা! 


Ke রসূলগণের আনুগত্য কবুল কর, 


সূরা ইয়া-সীন ৩৬ ২৯ পারা ২২ পারা ২৩ 
১৯৭৮১৮১১০৯১১১১০১১৩১৯১৯১১১১০১৭১৯৯৯ ASSAY SSSA: 
১১২০১১১১১৬০ ০ ০  -: 


পাপা I 22 224 
১১ ৩৬০৫5 ১ 5 1 


সৎ পৃথপ্রাপ্ত তারা এবং 


রি (০ ৬৩৮ ৫ 


দিতি না দি লি আমার জন্যে কান্জে আসবে 


মধ্যে হব 
পাও 


বিভ্রান্তির 
প্রতি 
290 ১ 5 তেলে ও রি 
৪৬৯ 6 a টার 4) (১১ 2 
০2 হার আফসোস সে বলল জান্নাতে প্রবেশ কর (তাকে তারা হত্যা 
হস করল এবং তাকে) 
বলা হল 


২১. মেনে চল সেই লোকেদেরকে যারা তোমাদের নিকট কোন প্রতিফল বা মজুরী চায় না এবং সঠিক পথে 
রয়েছে। 

২২. আমি সেই সত্তার বন্দেগী করব না কেন যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার নিকট তোমাদের সকলকেই 
ফিরে যেতে হবে? 

২৩. তাকে ছেড়ে আমি কি অন্যদেরকে মাবুদ বানিয়ে নেব?... অথচ করূণাময়(আল্লাহ)ঘদি আমার কোন ক্ষতি 
করতে চান তাহলে না তাদের শাফায়াত আমার কোন কাজে আসতে পারে, আর না তারা আমাকে উদ্ধার করতে 
পারে। 

২৪. আমি যদি ভা করি তাহলে আমি সুস্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত হয়ে পড়ব। 

২৫. আমি তো তোমাদের রবের প্রতি ঈমান এনেছি। তোমরাও আমার কথা মেনে নাও” । 

২৬. (শেষ পর্যন্ত তারা সেই ব্যক্তিকে হত্যা করল আর ) এ ব্যক্তিকে বলে দেয়া হল যে, ‘দাখিল হও জান্নাতে" । ' 
সে বললঃ “হায়, আমার জাতি যদি জানতে পারত 


১১১১০১০১১০৯১৯৩৯৩০১০১১০১১৩৩০৩১০৩ RIE RRR RRR RRR RR RRR RU UU RAT ATS A LN SENS RE EN A ANN NEN NN EN NN NNN 


২৭২৯২২২২২৯২ 


রা ইয়া-সীন ৩৬ তি A পারা ২৩ 


NON EN ENON EN ANE AN ENE EN LN স১০১১৩০১৩০০৩৭১৯১০৮০১৭১০০১১১১৮১ম৩৩ ন্ট ১১০১০৯৫৬০১৬ 


0 = 
্ 2 AA পাক Loh SAAN 2৬৮ নিবে 
তা ৩3৪৪৮ 55 ৯৯ YP EL 
৮৮ না এবং সম্মানিতদের অন্তর্ভূক্ত আমাকে করেছেন ও আমীররব আমাকে ক্ষমা যে কারণে 
YS করেছেন 
যা ৫2 ৮ ৫ Aw 2 2 2/ 22} 
টড 5 ৪ | ৬2 = ৩৪ us: ৩০ ৭৩৪৯ ৬০ 
% রি না আর আকাশ থেকে সৈন্য কোন তার পরে তার জাতির উপর 
রে 
ৰ 22 < a Zz নে Zr রে পাও ২৩ 
মি ৮১1১৬ ৪৩৯১ এ ৯) EE ৩; 9৫ 

ad ৬৯০৫ পার 
রর তারা তখন একটিমাত্র. প্রচন্ড ধ্ণি এছাড়া ছিল না জর্জ 
0 
‘ 
/ 2 20202 ৩ (2? AT ভেরি তি) রণ ১5৮0 
ঘি ৩29৩ ৩ 9৩৩. Ge EY ও ৩১৩৬৯ 
: (এনন) তাদের কাছে এসেছে না বান্দাদের উপর পরিতাপ হায় ঢা রি 

রণ 
“ 
/ Lt AS AAT AAT LA 4299024 5৮৫4৫ 8১24 
41 AS 55৮৮ ৯6 ৯) ০৮০১ 
টব] আমরা ধবংস কত তারা দেখে নাই কি ঠা বি করত ভার সাথে তারা ছিল এন্যতীত *রসূল 
করেছি (জাতিকে) ৃ 

রর ন HEAT হা 2 5) 2264 ৯26) ৬ স্পা 
৩ ৬৯৯৯১ ১ ৯৪৯) re! 95১20 2 পাও 
Ye ফিরে আসবে না তাদের নিকট তারা যে জাতিসমূহের মধ্য হতে তাদের পূর্বে 
4 


২৭. আমার রব কোন্‌ জিনিসের বদৌলতে আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত লোকদের মধ্যে গন্য 
করেছেন!” 

২৮. অতঃপর তার জাতির উপর আমরা আসমান হতে কোন সৈন্যবাহিনী পাঠাইনি। সৈন্যবাহিনী পাঠাবার 
আমাদের কোন প্রয়োজন ছিল না। 

২৯. শুধু একটি প্রচন্ড ধ্বনি হল, আর সহসা তারা সকলেই নিস্তব্ধ হয়ে গেল। 

৩০.আল্লাহর বান্দাদের অবস্থার জন্যে আফসোস ! তাদের নিকট যে রসূলই আসল, তারা তার প্রতি ঠাট্টা-ব্দ্রিপই 
করতে থাকল। 

৩১. তারা কি দেখেনি, তাদের পূর্বে আমরা কত জাতিকেই না ধ্বংস করেছি, তার পর তারা তাদের নিকট ফিরে 
আসল না? 


সূরা ইয়া-সীন ৩৬ 


৩১ 


পারা ২৩ 
৫ রি রর ওটি করম এ এর ওর রি রর রি রর ওটি খর রর রর ওপর কর টি তি পর রি কর এরর বির uted ৩ রি বি কর ও, 
রহ A 
৫ টে 
9০৪ 4 L224 22 [24% G27 LE 212 2 SS 
29) 20 Os nase (৩৩৩ 22 ও 1 ১) 5 
ঘমীন তাদের জন্যে (অন্যতম) এবং উপস্থিত করা হবে আমাদের কাছে সকলকেই এছাড়া কেউ নাই এবং | 
(রয়েছে) নিদর্শন (এমন) fh 
221৫ ৫ 451 ৪12৫ 24 টেপ | 
০ শে ৬23841 2 ডিশ 4) 

পা নু ভি Ld ৬ 
অতঃপর শস্যদানা তা থেকে আমরাবেরকরি ও তাকে আমা সজীবিত নিম্প্রাণ fh 
তা থেকে IG 
১62 ৫ 5৮১ মি রড 2 vad / বব SZ 
৪ ৬৬ ৯ ELE . \ 
আংগুরের ও খেজুরের বাগানসমূহ তার মধ্যে আমরা! বানিয়েছি এবং তার! ভক্ষণ করে / 
AA | 222 2322 ঠা / 4) (423 ৫ র্ 
রর 2 AL I 
Y ৮১৮ ৩2 তেও ১১, ০ ৩৪ ৩১৯ ১ | 
তার ফল মূল তারা খেতে পারে যেন তার মধ্যে আমরা প্রবাহিত এবং | 
“ 
OZ 22 ৫ 28৫2৫ 2৩১৫৮ fh 
৩৬7 xm ৪৩১১৪ ২ ৮০৪১ রর, 2 
যিনি (আল্লাহ) * তারা শুকর করে তবুও কি তাদের হাত গুলো ত সৃষ্টিকরেছে না অথচ | 
মহান পবিত্র না g 2. 


{or ER 20 OG ররর Adz ৫৫4 
৪৮ 52 2 ০০১১ ৬৮০ Ls GE FINN HS 
ile ত্য এরং যতীন উচ্গত করে তাহ সব কিছুকেই জোড়াজোড়া সৃষ্টি করেছেন 


পার 33d ৩৩ / ৫ / 
(এখনও) = না তাহতেও এবং 
তারা জানে 1. যা 


৩২. তাদের সকলকেই তো একদিন আমার সামনে উপস্থিত করা হবে! 

রুকুঃত 

৩৩, এই লোকদের জন্যে নিঃষ্পরাণ যমীন একটি নিদর্শন বিশেষ । আমরা তাকে জীবন দান করেছি, তা হতে 
ফসল বের করেছি, যা তারা খেয়ে থাকে। 

৩৪. আমরা উহাতে খেজুর ও আংগুরের বাগান বানিয়েছি, উহার মধ্যে হতে ঝর্ণা প্রবাহিত করেছি, 

৩৫. নানা 77717757275 তাহলে এরা কেন 
শোকর আদায় করেনা? 

৩৬. পবিত্র মহান সেই সত্তা, যিনি সব রকমের জোড়া পয়দা করেছেন, তা যমীনের উত্তিদই হোক, অথবা তাদের 
নিজেদের প্রজাতি (অর্থাৎ মানব জাতিই) হোক, কিংবা সেসব জিনিস যা তারা জানেও না। 


৬ 
বি EN EATS NATROL tte ELS 
৯৮ 
CANAAN A AN NN Ne ERRATA NNN NN AN NE 


সি 


hf ff fafa fa) SSSSSSSSSISSSSSSSSSPSIPRRSPISSISPPSIPIRRRINIITPRRRDTS 


{EO 


সারদা 


মি 


বু 


hf fff RRR INNA NSD DSS SSN SSDS SS 


পারা ২৩ 


তি টড চা 
০) নে 3 4 

৮৭ চত্ত্রকে এবং ছু রর 
(যার উপর চলে) 


(৮ 
রি ০৫ ট SBA Are bo 
GF £ ৩০ ও ৪৫১৪ ৬ 8 2 A 


তার ১ 
জন্যে (এমন যা শুদ্ধ) শাখার মত পুনঃ হয়ে অবশেষে 


প্রত্যেকে এবং দিনের অভি 
| রাত চন্দ্ুকে নাগাল পাবে 
(হতেপারে) রর যে 
2226৬2111পপ 1 23 রর পর্ণ ১৪৮১৫ ১৫ 2° 


৮৫৮০০ ৬ ১৩৬৬৪ ভ 


৪৮০৪ সদা এ তাদের fe রি সার বসছে. কক্ষের উপর 
A Zw 2w 32 /241৫1€ 22 2/2 FE 
বি র্‌ টব 
ete oe ~~ ৬০০. 8 2০ SD | এ 
যাতে ' সেটার অনুরূপ তাদের জন্যে আমর! এবং জাহাজে অরে 
মিজান কলা ৫ ১৪৫৮ 

৬০৮০৮ 
তারা আরোহন করে 


৩৭ এদের জন্যে আর একটি নিদর্শন হচ্ছে রাত। আমরা উহার উপর হতে দিন সরিয়ে দিই, তখন এদের উপর 
অন্ধকার ছেয়ে যায় [| 

৩৮, আর সূর্য, উহা নিজের মন্যিলের দিকে 'চুলছে - .. ইহা মহাপরাক্রমশানী সুবিজ্ঞ সত্তার স্থাপিত হিসাব। 
৩৯. আর চাঁদও, তার জন্যে আমরা মন্জিল সমূহ নির্দিষ্ট করে দিয়েছি। এভাবে তা তাদের উপর দিয়ে চলে গিয়ে 
শেষ পর্যন্ত খেজুরের শুষ্ক শাখার মত থেকে যায়। 

৪০. সূর্যের ক্ষমতা নেই যে তা চাঁদকে ধরে ফেলে, আর না রাত দিনকে ছাড়িয়ে এগিয়ে যেতে পারে; সব কিছুই 
মহাশুন্যে সাতার কাটছে। 

৪১, এদের জন্যে এটাও একটি নিদর্শন যে, আমরা এদের বংশধরদেরকে ভরা নৌকায়ও সওয়ার করে দিয়েছি। 
৪২. আর পরে তাদের জন্যে অনুরূপ আরও অনেক নৌকা বানিয়ে দিয়েছি, যাতে এরা সওয়ার হয়ে থাকে । 


৪. ভরা নৌকা অর্থাৎ নূহ (আঃ)-এর কিশতী। 


এ 


সুরা ইয়া-সীন ৩৬ উঠি পারা ২৩ 


৮২১ পাচ বর পারত রি কত, করি ওর, রি এরি এরর ৫১৫১৫১৫৫৫১৫ এরি ত্র 


A রা 229d Ls AL 222 22 পি 2 ৮ ) 
*) 3৫ 79৮5 ৯৬৪১৯ ৩ ৩১৮ 5 
না আর 4. ০০71 be ৮১ আমরা চাই যদি এবং 
$ LL ৬৫৮2 রণ ১০৫ 22 
৪ ৬৮৪ এ ৬৬০ 2 ৩৬ &22 9) 6 02৩৪: সে 
কিছুকাল পর্যন্ত জীবনোপতোগ এবং আমাদের অনুগ্রহ কিন্তু রক্ষা করা হবে তাদের 


পক্ষ 
2 18 i LN Uo রা AX ঠা 224 Vs 5 
. > ৩৪ st 55 


এ তাদেরকে বলা হয় যখন এবং 


2w er পা 39/2 ১৮৫ 
৩ 38 221 ৩৪ 155 ৩5 ৪৩৮৮৮ 


নিদর্শনাদির মধাহতে নিদর্শন রর তাদের কাছেএসেছে না এবং অনুগ্রহ করা যায় তোমাদের যাতে 
কোন 


CAAA ASA AAI IIASA ASA RAIA Aff 


(উপর) 

2 ঠ্ট রণ তা 
১% ৫৩512 oie ৬০৮৬ চা 
তাদেরকে বল৷ হয় যখন এবং তারা ছিল এ ছাড়া তাদের রবের 
74725 
2১) (522 158) 
আল্লাহ তোমাদেরকে তাহাতে তোমরা 


৪৩. আমরা চাইলে এদেরকে ডুবিয়ে দিতে পারি; তখন এদের ফরিয়াদ কেউ শুনার থাকবে না এবং এরা কোন 
ক্রমেই রক্ষা পেতে পারবে না। 

88. একমাত্র আমাদের রহমতই তাদেরকে কিনারায় পৌছায় এবং এক নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করার 
সুযোগ দেয়। 

৪৫. এই লোকদেরকে যখন বলা হয়, তোমাদের সামনে যে পরিণাম আসছে তা হতে ভয় কর, আর যা 
তোমাদের পিছনে চলে গেছে, সম্ভবতঃ তোমাদের প্রতি রহম করা হবে (তখন এরা শুনে শোনে না)। 

৪৬. তাদের রবের আয়াত সমূহের মধ্যে হতে যে নিদর্শনই তাদের সামনে আসে, এরা সেদিকে ভ্রুক্ষেপ করে 
না। 


৪৭. আর তাদেরকে যখন বলাহয়, আল্লাহ যে রিযৃক তোমাদেরকে দান করেছেন, তা হতে কিছু আল্লাহর পথে 
ব্যয় কর, 


রি 55555555555555588822222278১১১১৯৯৯১ ১১১১১১১১১১৯ 


AS CAA AAAS SASSI SA ASAS UAL ASA IASAA SAR ff fff ff 


NOONAN SA AN NAY AN NAS AYN ৯ ১৯৯ ৬৬৫৬ RRR 


শব্দ-৭/৫-_ 


সূরা ইয়া-সীন ৩৬ ৩৪ পারা ২৩ 


iY 


bf hth IRSA ISP LI PNS 


৫ 


৬ 


“৮1526 ০১৮৭ ত2৮% 2237 ৮১৪৫ ৫ 
ঠা ডি ০91 GH 
কুফরী করেছে যারা বলে 


ko ME জা 

28 রে RD 8 ২৫৩5৬ 454 A 

১8 20) SHAMIL 

মধ্যে এছাড়া 3 না তাকে খাওয়াতে আল্লাহ হচ্ছে করতেন যদি (a বা 

2 9১৮ 4 খপ A 22d তে 2৫ বে 

৩) ৩০% 1৩৪ ৩৩ 9৮৫ oui ০০৪ 

যদি (কেয়ামতের) সেই কখন বলে এবং জু িবত্তির 
ওয়াদা (পূর্ণ হবে) 

ELENA ASIANS প ১৪12৮ rr লিক J 5৫ 24% 

১৩৪১ ৮৮০৯) 95755 ৩ ৩:৬৮ AS 


একটি মাত্র প্রচন্ড শব্দের এছাড়া তারা অপেক্ষা করছে না সত্যবাদী তোমরা হও 


AAAS AE র্ম£ ET AEE 22 2227 
খে ন ইসি [nd 

2৮9৯ UREA ৯৩ ৩০৯৯৪ ১». (৮১৩৩৮ 
ওসিয়তও করতে তারা সমর্থ হবে লা তখন বাক বিতন্ডা করতে. তারা এ অবস্থায় তাদেরকে আঘাত 
থাকবে যে হানবে 

রত 


(5০7 


২৬ ৬ 7৬ ২৬ ৯ ৯৬ ৬ ৬৯৬৭৬ ৯৬৭ ২৬ ৯ ৯ ৯ ৭৬৬ ২৬ ৯৮ ২ ১ ২৬ ৬৬ ২৬ ৬ ২৬ ৬০৬ ৯ ৬ ৭ ১৮ ২ ৬ NN ২৬ ৯ ৯ ১২ AN NNN NN NN NN NN ON NN NNN ON ON ON 


তখন অতঃপর মধ্যে ফুঁকদেওয়। এবং তারা ফিরে যেতে তাদের পরিবারের প্রতি 
হবে পারবে 
তে ৯১ 22 


৪ ০%-১৩ 3 IL SAN 2 2 
তান 


দ্রুত বের হয়ে আসবে তাদের রবের দিকে কবরসমূহ হতে 


তখন কাফের লোকেরা ঈমানদার লোকদেরকে জবাব দেয় “আমরা কি তাদেরকে খাওয়াব, যাদেরকে 
আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন? তোমরা তো একেবারেই গোল্লায় গেছো” । 
- ৪৮. এই লোকেরা বলে, “এই কেয়ামতের হুমকি কবে পুরা হবে ? ...বল, যদি তোমরা সত্যবাদী হও” ৷. 
৪৯, আসলে এই লোকেরা যে জিনিসের পথ চেয়ে আছে, তা হল একটি প্রচন্ড শব্দ, তা সহসাই ঠিক সময়ই 
তাদেরকে আঘাত হানবে যখন তারা (নিজেদের বৈষয়িক ব্যাপারে) ঝগড়ায় লিপ্ত থাকবে। 
৫০. তখন তারা অসীয়ত পর্যন্ত করতে পারবে না, না নিজেদের ঘরেই তারা ফিরে আসতে পারবে। 
কুকুঃ8 
৫১. পরে এক শিংগায় 'ফুক দেয়া হবে। আর সহসা তারা নিজেদের রবের সমীপে উপস্থিত হবার জন্যে 
নিজেদের কবর সমূহ হতে বের হয়ে পড়বে। 


এই 


্ৈ রে রে 


্ে 
৫ 
4 
/, 
2. 
ৈ 
4 
/, 
/. 
থে 
2, 
বটি 
% 
্ৈ 
4 
4. 
4. 
% 
২? 
/. 
1, 
৭? 
/, 
'/. 
টে 
/ 
/. 
/ 
্ৈ 
2, 
রে 
/. 
4. 
/. 
; রে 
A 
S05 CH 329 56 025 28৮5 9 পু 
- বৈ ্ৈ 
পি, ৮৫. রণ A 300 2 bd 4) 5 দে 
4 
শিংগার না আর ১ 
4. 
ৈ 
4, 
4. 
্ৈ 
ঞ 
A 
2. 
‘hh 
/. 
৫ 
্ৈ 
/ 
/. 
/. 
টে 
১/ 
/. 
2. 
/. 
/, 
“ 
টে 
ৈ 
টে 
(A 
নে 
/ 
4 
/ 
রে 
/. 
রে 


taf CALA রো পিস 


CAC AEA ALAA AALS 


রি পারা ২৩ 


তাহা ৬ ৬ ৬ ৯ ON ৯ 
৫ B 
1 1৫ 5 BU 2 HAA 22 PAE 2৮1 190 
রগ চে ঞ 

2 0০ ১৪৪ ভি এ ৩৮৯ 


এটাই রি হাতে আমাদেরকে ৮০০০০ ১৮৮১১ 


পি 


পরার তত ভি 


৬ ১2 ৪ ০৯২০০ TTR 2 5, 
না 


2 
ভি রে বে ৫৫৩ 
শ০১১%০৮০ Sy টিটি (১12১৮ 2908 


৫. ২টি তা ১ 22১৩০ 


) 22 ৬০০৮০ ভাত ০১.১)৮৬৯১ 


মধ্যে আজ জান্নাতের অধিবাসীরা নিশ্চয় তোমরা কাজ করতে ছিলে 


৫ ৩১৯ 5098 &৫ 


মধে ও তার আনন্দিত থাকবে (মজার) 
উপর ছায়ার 


৮৭ 
৮৫১৮ পো ৪ রনি 
৫০ > ঠা) 9 
উচ্চাসনসমূহের 


হেলান দিয়ে বসবে 


4 

রগ 

গে 

/ 

/ 

রর 

“ 

4 

A 

“ 

/ 

টা 

৫ 

CA 

‘A 

“ 

52৫০৮ ৮৫ শির 
৮7 
+. (৯ ০৭১ 
৫ 

ৈ 

A 

Ct 

Le 

রা, 

“ 

তি 

[A 

৮ 

A 

৫ 

্ৈ 

YY 

৫ 


৫২. ভীত-শংকিত হয়ে বলবেঃ “ হায়রে! আমাদেরকে কে আমাদের শয়নস্থল হতে উঠিয়ে দাড় করিয়ে দিল?” - 
এ সেই জিনিস, দয়াময় আল্লাহ যার ওয়াদা করেছিলেন। আর নবী-রসূলগণের কথা তো সত্যিই ছিল৫। 
৫৩. একটি মাত্র প্রচন্ড শব্দ হবে, আর সকলকেই আমাদের সামনে উপস্থিত করে দেয়া হবে। ' 
৫৪. আজ কারো প্রতি একবিন্দু যুল্‌ম করা হবে না। আর তোমাদেরকে তেমন প্রতিফল দেয়া হবে, যেমন আমল 
তোমরা করছিলে। 
৫৫, আজ জান্নাতী-লোকেরা মজা গ্রহণের কাজে মশগুল হয়ে রয়েছে। 

| ৫৬. তারা এবং তাদের স্ত্রীরা ঘন সন্নিবেশিত ছায়ার মধ্যে আসন সমূহের উপর ঠেস লাগিয়ে রয়েছে। 


EEE EES EE to FEE ES STENOSES ডিল নি কা 
৫. হতে পারে মু'মেন লোকেরা তাদেরকে এ উত্তর দেবে। হতে পারে কিছুক্ষণ পরে তারা নিজেরাই বুঝে নেবে 
যে এতো সেই দিনই এসে গিয়েছে রসূল আমাদেরকে যার খবর দিয়েছিলেনা । আর এও হতে পারে যে - 
ফেরেশতারা তাদেরকে এ উত্তর দেবে, অথবা কেয়ামতের সমস্ত পরিবেশ দ্বারা তারা একথা বুঝতে পরবে। 


hfe fe ২৬ 
HE HS UO ding AS 1 5 


এ এবি AEA CARA ACACAARCACRANCACAAA AA AAA AAANANAAAAAAAD এরি পিএ ALAA 


সূরা ইয়া-সীন ৩৬ oS 


he 


NOSES ES ENONENEENENENENE EN ENE OEE EOE OOOO EOE EOD EOD EEE EE EEN OO OLN ENE ENON CS 


শিখ 


A f 
রব ত 
/ 265৫ ৫৫ এ 2 24 3 ef ALE ৫৫১৪ 22৫ ্ 
9 52) তত ৬৯ ৪ 
রি তারা চাইবে তাদের জনো ও খপমূল তার মধ্যে তাদের জন্টে নি 
টি (থাকবে) (থাকবে) র্‌ 
্ৈ 
৫ রে %১৫ ঠা ৫ 
টি 2 ৮5 রণ 2g w 6 2 w ৯২2 রি টি 
ডো 2» 6১১১. DO: ই 
টা এব রি রবের পক্ষ হাতে বলা (হবে) *লালাম” ষ্ঠ 
AE (লাহে) ৬ | পু 
৫ শরণ ১ ৮ 2:৮2: তা Ad (2/2 2 
£ ৯ 2 ig 2. 
Al EL Merl 0 a An! 
% তোমাদের প্রতি আমি নির্দেশ দেইনাইকি অপরাধীরা ওহে আজ 
৫ ্ৈ 
2৮ সর্ট ৮৫ ৫ LL G24 7 AM 
শে ৬ 2 তা )15 ~ LIL 2 
Al ১৩৬ 2০) eR 1১৩৩৩৮ YO! ৪০ ৩৯ 
শত্রু. তোমাদের সেনিশয় শয়তানের তোমর ইবাদত না যে আদমের সন্তান হে ্ 
৫, ৈ 
রর চি 5 At k ৫ Y 2 2৮ IQ 
টি Lee » ত্র Fy, (4 ৮৩৬ ও 2922 92? w ঠ 
Al OLA bls 1৩ IY 3 OU 
s সরল সঠিক পথ এটাই... আমারই তোমরা ইবাদত (এও) এবং প্রকাশ্য ৮ 
রং 
্ 4 25০০ ৰ ৬5 Gd ১ ৩ 
রে রঙ ৮ oe 
Y | V+ 5. ৮৮৮ ৬৩০ ১ | 
্ৈ টে তোমাদের মধ্য সে পথ ভষ্ট নিশ্চয় এবং | 
রর ৮ যি হতে করেছে (এ সত্ত্বেও) | 
ৈ “ 
4 ANNIE NS 2% 7 32 21222 / 
2 ০) 2 ৬৯ কি 5 চে র্‌ 
(০১৩৮৯ জে ৬ ৮৩৪ 90৯3৯ রা 
রর তোমাদের ভয় দেখান হয়েছিল 'এই সেই ভিত ছিলে 5 
“ লৈ 
V. ৰ A 
(|. ৫৭. সব রকমের সুস্বাদু খাদ্য ও পানীয় তাদের জন্যে সেখানে মওজুদ রয়েছে৷ তারা যা কিছুই চাইবে, তাই [| 
| তাদের জন্যে রয়েছে। 
বি] ৫৮, দয়াময় রবের তরফ হতে তাদেরকে সালাম বলা হয়েছে। X 
| ৫৯. আর হে অপরাধীরা। আজ তোমরা ছাটাই হয়ে আলাদা হয়ে যাও। j 
বট ৬০. হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে হেদায়াত করিনি যে, তোমরা শয়তানের বন্দেগী করবে না, সে | 
বি] তোমাদের প্রকাশ্য দুশমন। রি 
৪ ৬১.আর আমারই বন্দেগী করবে। এটাই সরল সোজা সঠিক পথ। % 
| ৬২. কিন্তু তা সত্বেও সে তোমাদের মধ্যে হতে এক বিরাট সংখ্যক লোককে গোমরাহ করে দিয়েছে, তোমাদের কি || 
| কোন বৃদ্ধি-শুদ্ধি ছিল না? রে 
| ৬৩. এই সেই জাহান্নাম যে বিষয়ে তোমাদেরকে ভয় দেখানো হয়েছিল । র্ 
রং | “ 
AACA AAARNRARY টি 4. EELS 


চি (তাত সি 
সিডনিতে ব্যান্ড RENN RRNA ANNAN তত NON AS NON NON ON ON DN ON GN GN ON ON LN ২৬ ৯৬ ৯ ৬ ৬ ৮ ৯ ৯৬ ৯ ৯ ৬ ৯৬ ২৬ ২৬ 


2 চা ০০৫৬ এ ও 4 4৩ 


নাহ করে দিব আজ cd GEER} Ott ভাতে তোমরাদগ্ধহও 


রি শর্ত ৩৪ / 5১ 


টি সাক্ষ্য দিবে 2 ০8১2 গ্রবং [925 উপর 
ঠা (৫০) 2 চা © OLAS 1H ge 


আমরা নিভিয়ে দিতে পারি অবশ্যই চাই আমরা যদি এবং তারা অর্জন করতে ছিলে ই বিষ 

যা 

2A / 23223 232 14 204 32 224 

৮ 5 6072s 9৬ ৮৫৯) | al og 

Ed 

যদি এবং তারা দেখতে পাবে তখন টি তাদের চকুদীপ 

1০20 2 4s 2 ১92 রে টি ৮৮৫ 2 

তার সমর্থ হবে অতঃপর তানের নিজ নিজ) উপর তাদেরকে আমরা অবশ্যই চাই আমর 
৬ + 8 be নি 

3 2 3 ৮5৬) তার ঠা তা পা ৩৮ 2 
৮৮৮৯ ৬৭ 5 ও ০৯৯৮ স্য$ ৪4 
রর তার উকি দ্র দাগ কোন এবং পিছ্ধনে মা আর আগে যেতে 
ব্যক্তি 


পর 2৩টি 2 ৫৫৫ 
৩১৩ ৯১১ ES) 
তবুও কি: দেহ গঠনের 
ৃ kisi না "4 ও যোগ্যতার) 
৬৪. তোমরা দুনিয়ায় যে কফুরী করতেছিলে উহার প্রতিফল হিসেবে এখন ইহার ইন্ধন হও। 
৬৫. আজ আমরা এদের মৃখ বন্ধ করে দিচ্ছি । এদের হাত আমাদের সাথে কথা বলবে, আর এদের পাগুলি সাক্ষ্য 
দিবে যে, এরা দুনিয়ায় কি কি করতেছিল। 
৬৬, আমরা চাইলে তাদের চক্ষুদীপ নিভিয়ে দিতে পারি। পরে তারা পণে বের হয়ে দেখুক-. কোথা হতে তারা 
পথ তেখতে পাবে! | 
৬৭. আমরা চাইলে তাদেরকে তাদেরই স্থানে এমন ভাবে বিকৃত করে রাখব যে, তারা না সামনের দিকে চলতে 
পারবে, না পিছনে ফিরতে পারবে। 
রুকুঃ৫ 


৬৮. যে ব্যক্তিকে আমরা দীর্ঘ জীবন দেই, তার দেহ-সংগঠনকেই আমরা উল্টিয়ে দেই। (এই অবস্থা দেখে) 
তাদের জা চু উদয় হয় না কি? 


জেসিকা ANN NN DN aD EN AN AN AN ANAS EN EN AN AD DN ANAS CN 4D 4 


Le 
he 
৬ 


সূরা ইয়া-সীন ১ ৩৮ . পারা ২৩. 


১০১০১১০১০১০১০১০১০১০১০১০৯০১০৯০১৫১০১০১০১০১০১০৬০১০১০৬০১০০১০১০১০১০৬০১০১০১০১০১০১০১০১১৫৯৭১১০১০১০১০১০১৫১১০১০১ 


৫৬৪ ৮6৫ 
তারা কৃতজ্ঞ হবে” তবুও কি 
না 


৬৯. আমরা তাকে (নবীকে) কবিত্ব পিখাইনি, না কবিত্ব তাঁর পক্ষে শোভনীয় হতে পারে! এ তো একটি নসীহত 
ও স্পষ্ট পাঠযোগ্য কিতাব- 

৭০. যেন তা এমন প্রত্যেক ব্যক্তিকে সতর্ক করে দেয় যে জীবিত আছে, আর অবিশ্বাসী-অমান্যকারীদের বিরুদ্ধে 
অকাট্য দলীল হতে পারে। 

৭১, এই লোকেরা কি দেখে না যে, আমরা আমাদের হাতে তৈরী করা জিনিসগুলি হতে তাদের জন্যে গৃহপালিত 
পশু সৃষ্টি করেছি, আর এখন তারা এই সবের মালিক! 

৭২. আমরা এগুলিকে এমন ভাবে তাদের আয়ত্তাধীন করে দিয়েছি যে, এগুলির কোনটির উপর তারা সওয়ার 
হয়, কোনটির গোশত তারা খায়। 

৭৩. আর এগুলির মধ্যে তাদের জন্যে রকম-বেরকমের কল্যাণ ও পানীয় রয়েছে। তা হলে তারা শোকর- গুযার 
হয় না কেন? 


রি / 
A গা 
্ রে ০৫৫৮৫ ৮ পাঠ 2 2154 ৰ 
A| bd) ২১০ ৬ 3 2 ৫১৯০ ¥ ঃ f 
IK: -তার জন্যে শোভা পায় না মা এবং | 
রঃ (এটা) টা 
fh '/, 
A EX পা ৩৩০৬ ঠে ১ 722 ৫ 2 2 4 
AMS ৯ ৩ ৩ S55 25) % ও) রর 
্ ৮৮:29 সর্তক করে যেন ১৬০ ৬৯১ ও তা না ্ 
+‘. 
9 24 4 টি zd ৫0৫. 
ৰৈ পে 
Al (৮ ৩৩৫১০ রর ৩৯ ৬2 $ ৬৮ ০৫ 
্ নাই কি রা ৪1৮ এবং. জীবিত হল 
রর 
৫৬ ০৫৮2৫ রা 5৫৮ 
র্ ভিড ও ৫৪ ৬৫ ~~ ৬৫৩৮ 3 IY 
র্‌ গ্রে 
৫. এ ভারি নী গে ৮ তাদের আমরা সৃষ্টি তারা দেখে 
A ধাল বত অন্যে করেছি আমরা 
A| ১ 225 25247 ১৮৫ 
রর ১5 ৫ As 29৮০০ ঞ পা 
৫. তাদের বাহনও অতঃপর (রয়েছে) ভাপ 
£ হি MS ite a ke ২ এবং সেগুলোর এখন 
‘ 
Y » ৮১১৬০ ? 5 OE ১ ০ টি ৪৫8৫৫ ও 9 
(মানা প্রকার) এবং EE সেগুলোর তাদের জন্যে এবং আহারও 4১৮7 রি 
্ পানীয় উপকারিতা মধ্যে 
৫ তি ১৪ 2 ৰ At 
“ 
ৈ 
4 
“ 
Ct 
৫ 
্ৈ 
‘ 
রঃ 
রে 
“ 
“ 
“ 
ৈ 
ৈ 
রং 
৫ 
রং 
# 
“ 
/ 
৫ 
রর 
্ৈ 
৫ 
IQ 
7) 
Ce 
“ 


Ne 


১৯ AAD 


NNSA ANNAN NENA NAAN ANA SS NN NANA NNN NN NE NN NON ONAN ANE EYEE 


AREAL AACA ALAA AN ANNALARA? পপর পি তি 4১৫৮০১৮৮১১১ ৬ 


সূরা ইয়া-সীন ৩৬ ৩৯ 


SN GN ON GN GN EN EN DN Ge DN GN GN LN NN Ne GN DN DN GN ON GN ON GN GV GN BN ERY EN GN ON PN GR SN GN NO GN FN EN ON ON EN NN ON EN GN ১০১১০ SPD 


/. 3207 1 EX ৫ Fd 
+ ৬ 2 ee 
2 ৩ % ৫) dn) ১5১ ১০ 1৩৯৩) 2 
A | তার গ্রহণ করেছে এবং 
রর (১ আল্লাহ ছাড়া (এ সত্বেও) 
2 / 322 734; 38232) 232/ b পর 222 
“ গু 
নী ১ 2৮৮ ৩৯০৮৮ শু © ০৯/০৪ 
্ তারাই বরং তাদের সাহায্য করতে তার! সমর্থ হবে সাহায্য প্রাপ্ত হয় 
? (হয়ে আছে) 
র্‌ 
রং 
র্‌ ৬১০৪ AL ১৮৫ 2 G27 SBA 
Y ০2825 Ns Gun ৬৩ ৫) 
রর তাদের কথা ১ যে সদা উপস্থিত সৈন্য তাদের জন্যে 
৫ 2৫ ৮ ৫:1৫. ৯ ( ১8 4৫ 
প্রা অর্পণ পা ৬ 2 2 2 sd এ 
টা ০ ৯:৯১ ০2 OF ১৯ 
দেখে নাই কি তারা প্রকাশ করে যা আর তারা গোপন করে যা জানি আমরা 
92 পু পরত ১৫ শর 5 SLL EL ICAL 
ae ৯ ৬ রে (০ ! uy 
(হয়েছে) পরে অথচ শুক্রবিল থেকে 08 শে! মানুষ 
26 2/7 AMC CLL ৫ ৬৫৫ / ৫ £ ১ 
এ ৩৮ ০ ৬ G25 ০০ ও এ ৩০০ 
রণ সঞ্চার কে সেবলে তার সৃষ্টিকে অথচ উপমা 74:১০ পেশকরে এবং সুস্পষ্ট 
মা 


টি পণ রত রে 4৮1১৮ 2 
90) 08 5 AE 
পচাগলা তা যখন অস্তিতে 


৭৪. এ সব কিছু হওয়া সত্ত্বেও তারা আল্লাহকে ছাড়া আরে! ইলাহ বানিয়ে নিয়েছে, আর এ আশা পোষণ করছে 
যে, তাদের সাহায্য করা হবে। 

৭৫. তারা এই লোকেদের কোন সাহায্যই করতে পারে না। বরং এই লোকেরাই তাদের জন্যে সর্বক্ষণ উপস্থিত 
সৈন্য হয়ে আছে। 

৭৬, কাজেই এই লোকেরা যেসব কথা বলে তা যেন তোমাকে দৃশ্চিত্তাগ্রস্থ ও দুঃখিত না করে। তাদের প্রকাশ্য ও 
গোপন সব কথাই আমরা জানি। 

৭৭. মানুষ কি দেখে না যে, আমরা তাদেরকে শুক্রকীট হতে সৃষ্টি করেছি? অতঃপর সে সুষ্পষ্ট ঝগড়াটে হয়ে 
উঠেছে। 

৭৮ এখন সে আমাদের উপর দৃষ্টান্ত ও উপমা প্রয়োগ করে এবং নিজের জন্ম ও সৃষ্টির ব্যাপারটি ভুলে যায়। বলেঃ 
“কে এই অস্থিগুলিকে জীবন্ত করবে, যখন ইহা জরাজীর্ণ হয়ে গিয়েছে?” 


< 
(LEER PEE PS EG ES EES SAAS ৩ ১৫৬৫১৫৬৫৬৫১৫১৫১০৬৫৬০১৫৫৬৫১৫১০১১৫৯৫৬ 


1 
RAE REREAD RN NN NAN NAN NN NN NN NEN LN LN EN GN NN ON ON ON ONG 


LEAS 


CRRA NN NNN ANS NNN NA AN SN ONS fh LS NN NN NEN ENN NN NN PN GN ON ON ON ON ON 


২৬ ২৬৬ ৬ ১৬ ৬ ৬১ ৬ ৬ ৬ ১৬ ৬ ৬ ৯ ৬ ৬ ৬৬ 


০৯৬৬ ৬৬ ৬৯ 
৮৮৫ ৪৯ পরতেন 9 ূ 
Bye 081 AE ৮৬ ইসি 
বার প্রথম তা সৃষ্টি করেছেন (তিনিই) জাতে প্র 
যিনি (আবেনকে) 
৮৫৮ Ard 5.৪ ১551 নি 2 পরশ / 
Bs GN OS LB ০৪ % 5 
তোমাদের সৃষ্টি করেছেন যিনি সম্যক অবগত ৮১ সবকিছু তিনি এবং 


৩1 ৬৪ 5. ৮ 


৭৯. তাকে বলঃ এই গুলিকে তিনিই জীবিত করবেন, যিনি প্রথমবার সেইগুলিকে সৃষ্টি করেছিলেন। তিনি তো 
সৃষ্টির সব কাজই জানেন। 

৮০, তিনি, দি ত্য নারির করছ হত তিন তোমরা এন্ধারা নিজেদের চুলা 
ধরাও। 

৮১, যিনি আকাশ সমূহ ও যমীন পয়দা করেছেন, কির তকে সস কেন নন? 
তিনি তো সুদক্ষ সৃষ্টিকর্তা । 

৮২. তিনি যখন কোন জিনিসের ইচ্ছা করেন, তখন তার কাজ শুধু এই হয় যে, ই রিপা 
হয়ে যাও, আর অমনি তা হয়ে যায়। 

৮৩. পবিত্র তিনি ধার হাতে সব জিনিসের কর্তৃতু রয়েছে । আর তারই দিকে তোমাদেরকে ফিরে যেতে হবে। 


ই SUS 
ADEE 


॥ ৪০ পারা ২৩ চি 
ee 


১১৯১৭ 


৬৯০৬, 
ৰ 


RSS SSS SSS SSS SSS SS SSS SS SS SS PSSST SSA SASS SAA SSSA AS SASSSSASARAR RRR SASSI PS 


সে ৬০১০৬৭১১১০৬০৩০৩০১০১১১০১০১০১০১১১২১১১৯১০১১০১০০০০০১৯১৯১০১০০৯১০১১৮০০১১১১৯১০১১১) 


সুরা আস্-সাফফাত 


নামকরণঃ প্রথম আয়াত আসৃ-সাফফাত হতেই নাম গৃহীত। 


নাযিল হওয়ার সময়-কালঃ বিষয়বস্তু ও বাক-ভংগি হতে স্পষ্ট হয় যে, এ সূরাটি সম্ভবতঃ মনদী 
যুগের মধ্যবর্তী সময়- বরং তারও শেষ ভাগে নাযিল হয়েছে। বর্ণনা-ভংগি স্পষ্ট বলে দেয় যে, এর পটভূমিকায় 


তীব্র ও প্ৰচন্ড বিরুদ্ধতা রয়েছে এবং নবী (সঃ) ও তার সংগী-সাথীগণ অত্যন্ত নৈরাশাজনক পরিস্থিতির সম্মুখীন 
হয়েছেন। 


/ 
‘ 
/ 
“ 

‘ 

4h 

‘lL 

“ 

৫ 

্ৈ 

রে 

নে 

CL 

“ 

A 

রন 

্ৈ 

রি 

4“ 

“ 

“ 

“ 

+ 

আলোচ্য বিষয় ও মূল বত্তব্যঃ সে সময় নবী করীম (সঃ)-এর তওহীদ ও পরকাল বিশ্বাসের Y 
দাওআতকে নানা প্রকার ঠাট্টা ও বিদ্রুপ করা হত । আর 'নবী করীম (সঃ) এর নবী হবার দাবীকে মেনে নিতে খুব |$ 
শক্ত ভাবে অস্বীকার করা হচ্ছিল । এ সব বিষয়ে মক্কার কাফেরদেরকে অতীব জোরদার ভাষা ও ভংগিতে ভয় | 
দেখানো হয়েছে এ সূরায় । আর শেষ ভাগে তাদেরকে স্পষ্ট ভাষায় সানধান ও সতর্ক করে দেয়া হয়েছে যে, 
তোমরা যাকে ঠাট্টা ও বিদ্রুপ করছো এ নবী অতি শীঘ্রই তোমাদের উপর জয়ী হবেন। আল্লাহর সৈন্য বাহিনীকে | 
তোমরা নিজেদের ঘরের আঙিনায় উপস্থিত দেখতে পাবে (১৭১-১৭৯ আয়াতে) । এ ঘোষণা দেয়া হয়েছিল 2 
তখন যখন নবী করীম (সঃ)-এর সাফল্য লাভের কোন দূরতম চিহ্ন বা. লক্ষণ কোথাও দেখা যাচ্ছিল ন।। 
এ সূরার আয়াতে যাদেরকে আল্লাহর সেনাবাহিনী বলে অভিহিত করা হয়েছে- সেই মুসলমানরা মর্মান্তিকভাবে | 
/ 

‘ 

রর 

্ৈ 

“ 

‘ 

রা 

+‘ 

্ৈ 

৬ 

/ 

A 

৫ 

৫ 

“ 

“ 

গ 

“A 

‘ 

/ 

“ 

« 

/ 

/ 

‘ 

রর 

রং 

A 

a 

/ 

ৈ 

” 

“ 

‘ 

টি 


সি ২৬২ ২ A SAA ৬ ২৬ ৯৬ ৬ ৬ ৬ ৬ ০৯ ৮ ০৯০১০ ৬ ৬ ২৬ ৯ ৭ ৯ ২৯ ২৮ ২৬ ৯ ২৬৯৬ 


নিগীড়িত,অত্যাচারিত ও নির্যাতিত হচ্ছিল। তাদের চার ভাগের তিন ভাগ লোকই দেশ ত্যাগ করে চলে 
গিয়েছিল । তখন নবী করীম (সঃ)-এর সংগে খুব বেশীর পক্ষে মাত্র ৪০-৫০ জন সাহাবী থেকে গিয়েছিলেন, 
আর অতিশয় অসহায় অবস্থায় সব রকমের নির্খাতন সহ করছিলেন। এরূপ অবস্থায় ব]হাক কার্মকারণের পঠিতে 
শেখ পর্মস্ত নবী করীম (সঃ) এবং তার মুটিমেয় সংগী-সাধীরাই জননী হবে এ কণ। দারণ। করার কোন ভিওই ছিল 
না। বরং এ অবস্থ। মারা লক্ষ্য করছিল তার। মনে করতো যে, এ আন্দোলনট। মগার পর্বত গুহায়ই দাফন হয়ে 
ঘটনাই সংঘটিত হয় যা ইতিপূর্বে তাদেরকে জানিয়ে দেয়৷ হয়েছিল । 


কাফেরদেরকে ভয় দেখানোর সংগে সংগে এ সূরায় তাদেরকে নানা ভাবে বুঝাতে এবং ইসলামী দাওআতের 
ব্যাপারে উদ্বুদ্ধ ও উৎসাহিত করতেও চেষ্টা করা হয়েছে, এবং এতে পূর্ণ সামঞ্জস্য রক্ষাকরা হয়েছে । তওহীদ ও 
পয়কাল-বিশ্বাস যে সত্য ও নির্ভুল, এ বিষয়ে সংক্ষিপ্ত অথচ মর্মস্পর্শী দলীল-প্রমাণ পেশ করা 
হয়েছে ।মোশরেকদের আকীদা বিশ্বাসের সমালোচনা করে বলা হয়েছে, তারা অত্যন্ত নিকৃষ্ট জিনিসের উপর ঈমান 
এনেছে । এ গোমরাহী আকীদার খারাব পরিণাম সম্পর্কেও তাদেরকে অবহিত করা হয়েছে । আর ঈমান ও নেক 
আমনের ফল যে অনেক ভাল এবং কল্যাণকর, তাও বলে দেয়া হয়েছে। এ পর্যায়ে অতীত ইতিহাসের দৃষ্টান্ত ও 
পেশ করা হয়েছে। এ থেকে জানতে পারা যায়, আল্লাহভা'আলা তার নবী-রসূল এবং তাদের জাতি সমূহের সঙ্গ 


কিরূপ আচরণ গ্রহণ করে থাকেন। তিনি তার অনুগত ও বিশ্বাসী বান্দাগণকে কিভাবে 
ৃ ¢ ভাবে সম্মানিত করেন, আর 
অমান্যকারীদেরকেই বা তিনি কিভাবে শাস্তি দিয়ে থাকেন তাও এ থেকে জানতে পারা যায়। 


পচ পি পর, শর এটি সিটি ১৮১০ 


NESE NN NEN NANNERL RRR ERR ON 


১৮) ৫১৫১৫ ৩০ 
৩১৫১৫ এ ৫ পতিত ৫৩৫৫১৮১৮৮১৮ বিতর ক 


শব্দ-৭/৬-__ 


এ সূরায় যেসব এঁতিহাসিক কাহিনীর উল্লেখ করা হয়েছে তন্মধ্যে সর্বধিক শিক্ষাপ্রদ হচ্ছে হযরত ইবরাহীম 
(আঃ)-এর মহান জীবনের ঘটনা । তিনি আল্লাহতা'আলার একটি ইংগিত পেয়েই স্বীয় একমাত্র পুত্রকে কোরবানী 
করার জন্যে প্রস্তুত হয়েছিলেন। এ ঘটনায় কেবল সেই কুরাইশ কাফেরদের জন্যেই. শিক্ষার বিষয় ছিল না যারা 
হযরত ইবরাহীম (আঃ)-এর সঙ্গে নিজেদের বংশীয় সম্পর্কের গৌরব করে বেড়াত; বরং আল্লাহ ও রসূলের প্রতি 
ঈমানদারদের জন্যেও ছিল অনেক কিছু শিখবার বিষয় । হযরত ইবরাহীম (আঃ)-এর এ ঘটনা শুনিয়ে তাদেরকে 
ইসলামের প্রকৃত তত্ত্ব ও বিপ্লবী ভাবধারা বুঝানো হয়েছিল এবং এ দ্বীনকে নিজেদের দ্বীন তথা জীবন-বাবস্থারূপে 
গ্রহণ করার পর একজন নিষ্ঠাবান মু'মেনকে আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে কিভাবে নিজে সবকিছুকে কোরবান 
করার জন্যে প্রস্তুত হয়ে যেতে হবে, তাও বুঝিয়ে দেয়া হয়েছে। 


সূরার শেষ আয়াত সমূহে কেবল কাফেরদের জন্যেই ভীতি প্রদর্শন নেই, বরং ঈমানদার লোকেরা নবী করীম 
(সঃ)-এর সাহাঘা ও সমর্থন করার কারণে কঠিন অবস্থার সঙ্গে মুকাবেলা করেছিলেন তাদের জনোও এতে অনেক 


কিছুই শিখবার, জানবার ও বুঝবার আছে। এ আয়াতসমূহ শুনিয়ে তাদেরকে সুসংবাদ দেয়া হচ্ছিল যে, ইসলামী 
দাওআতের প্রথম ভাগে তাদেরকে যেসব কঠিন বিপদ-মুসীনতের সন্মুখীন হতে হচ্ছে, সেজন্যে তারা যেন ঘাবড়ে 
না যায়। শেষ পর্যন্ত তারাই বিজয় লাভ করবে। বাতিল পন্থীরা এখন যতই বিজয়ী মনে হোক না কেন, তারা 
. তাদেরই হাতে পরাজিত হবে। কয়েক বছর পরই যে ঘটল ঘটলো তাতে প্রমাণিত হল যে, এ কণা 


ভিত্তিহীন সাত্মুনার বাণীই ছিল না, বরং এ ছিল এক বাস্তব ব্যাপার পূর্বাহ্ন তাদেরকে এ কথা জানিয়ে দিয়ে 
তাদের দিলকে অধিক মজবুত করে তোলা হয়েছিল। 


সূরা আস্-সাফফাত ৩৭ ৪৩ 


26174 ৫৫ EET টি 

৬৬৮ ভিজতে রা চি ur ৮৬০২ 
পাঁচ তার AN 22 A 

মক্কী আস্সাফফাত সূরা (৩৭) একশত বিরাশি তার আয়াত 

1885 সংখ্যা) 


EE EET CETTE { 
bd ॥ ০ এ) 2 5, 
KEP oss Y—D Lalo ES 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


11804 ১৫৮৯4 1 &114 ৬1৫৮ সি + 
১৯৪)৬ 61335 ৪১৯১৩ ০&০ Ee 
অতঃপর (শপথ তাদের) ধমক দিয়ে অতঃপর (শপথ) কাতারে কাতারে সারিবদ্ধ হয় 

যারা শুনায় ভীতি 


যারা 

৫ ॥1৫ 5৫721 £? 
8৭ 2 ৬৯১০৫ ৩০ oud Be) SL SH 
পৃথিবীর ও আকাশ মন্ডলির এ একজন অবশ্যই তোমাদের ইলাহ নিশ্চয় উপদেশবানী 


COE 


উদয় স্কলসমূহের রব 


এবং তাদের উভয়ের যাকিছু এবং 
মাৰে (আহোঁ 


রুকুঃ১ 

১. কাতারের পর কাতার বৈধে যারা সারিবদ্ধ হয় তাদের শপথ! 
২. তাদের শপথ যারা ধমক ও শাসনবাণী শুনায় । 

৩. তাদেরও শপথ যারা উপদেশবাণী শুনিয়ে থাকে১। 

৪. তোমাদের প্রকৃত মা'বুদ শুধু একজনই মাত্র- 


৫. যিনি যমীন ও আসমানসমূহের এবং এই আসমান ও যমীনের মধ্যবর্তী সব জিনিসেরই মালিক, মালিক সব 
উদয় দিগন্তের২। 


১ তফসীরকারদের. অধিকাংশ এ বিষয়ে একমত. যে- এই তিন দল বলতে ফেরেশতাদের দলকে বুঝানো 
হয়েছে। তারা আল্লাহতা'আলার আদেশ-সমূহ পালনের জন্যে সর্বদা প্রস্তুত থাকেন, তার নির্দেশ 
অমান্যকারীদেরকে তারা ধমকি ও ধিক্কার দান করেন, এবং বিভিন্ন পন্থায় আল্লাহতা'আলার কথা স্বরণ 
করিয়ে দেন ও উপদেশ-বাণী শোনান । 

২ সূর্য সব সময় একই উদয়স্থল থেকে নির্গত হয়না; বরং প্রত্যেক দিন নতুন নতুন কোণ করে উদিত হয়। 
তাছাড়া সমস্ত পৃথিরীর উপর তা একই সময়ে উদিত হয় না, বরং পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন সময়ে 
সূর্যের উদয় ঘটে । এই কারণে পূর্বের স্থলে (পূর্বসমূহ) শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু এর সংগে পশ্চিম 
টিভি ডি A 


NA NO NN TTS ততততজত তত িততততু তত AN NN 


২২৮২ 
be 2 
5s 0) 
Fd 

এবং নক্ষত্র রাজির 
(তাকে) 

পার্ট 2১ AE 

03৯ 

তারা শুনতে পায় 


৬. আমরা দুনিয়ার আসমানকে তারকার চাকচিক্যে উদ্ভাসিত করেছি। 

৭. এবং প্রত্যেক বিদ্রোহী শয়তান হতে উহাকে সুরক্ষিত করে দিয়েছি। 

৮-৯. এই শয়তানগুলি উচ্চতর জগতের৪ কথাবার্তা শুনতে পারে না। চারিদিক হতে বিতাড়িত ও বহিষ্কৃত করা 
হচ্ছে । আর তাদের জন্য অবিরাম আযাব রয়েছে। 

১০. তা সত্বেও তাদের মধ্যে যদি কেউ কিছু হাত করতে পারে তাহলে একটি তেজস্বী অগ্নিক্ষুলিংগ তার 
পশ্চাদ্ধাবন করে । 


১১. এখন তাদেরকে জিজ্ঞাসা কর, তাদেরকে সৃষ্টিকরা অধিক কঠিন, না সেই জিনিসগুলিকে যা আমরা সৃষ্টি করে 
রেখেছি। এদেরকে তো আমরা আঠাল মাটি দিয়ে সৃষ্টি করেছি। 


৩. “দুনিয়ার আসমান' এর অর্থ নিকটস্থ আসমান, কোন দুরবীণের সাহায্য ছাড়া খালি চোখে যা আমরা. দেখতে 
পাই। 


৪ এর অর্থ উদ্ঘ-জগতের সৃষ্ট জীব অর্থাৎ ফেরেশতা । 


১৮৯১৯২০১১১১ FERRERS তত তত তুতত তত 


ASIA ASSESSES SSSI 330333 


~~ 


তু তত 


he 


শে AAAS Sf Pfaff CAAA APSARA SAAR LARA LARS ASA Pf 


সূরা আসৃ-সাফফাত ৩৭ রর পারা রে 


> ভি 5৫ 
৩) 193 52 905৯০ 
নয় তারাবলে এবং ০০9৪৮ কোন তার! দেখে 
AL 5 A MES ¢ 4 5 হার টি 2 
এ $ রে ভ্ড 5 6519৫8৪ 


৩১৪ ১০৪ 
অস্থিসার +. শপ কি সুম্পি যাদু 
যাব যাব 


২৬ ২৬ ৮ ২৬ UE ২ ৩ ২৬ ২৬ ২ ২৬ ২৬১৯ ৯ ৬ 


০৯১৮ 24 ৮৮৭ রি ET 
৪০ 2০ 86০ পর গস. ১৩৮৯০ 


তোমরা এবং হা! বল পূর্বকালের 


2 8 5৪ Liz ঠ 5 রর AZ MEA) 
Lose © 5 ৪৩৩ ৬ $8% 
রত্যক্ষ করবে তারা অতঃপর একটি বিকট শব্দ লান্ছিত হবে 

তখন (মাত্র) কম্পন 


১২. তুমি তো (আল্লাহর কুদরতের কীর্তি কলাপ দেখে) আশ্চর্যান্বিত হচ্ছ, আর এরা এর বিদ্রুপ করছে। 

১৩. বুঝানো হলে বুঝতে প্রস্তুত হয় ন!। 

১৪. কোন নিদর্শন দেখতে পেলে তাকে ঠাট্টা-বিদ্রপ করে উড়িয়ে দিতে চায়। 

১৫. আর বলেঃ “ এ তো সুস্পষ্ট যাদু । 

১৬, এমন কি কখনো হতে পারে যে, আমরা যখন মরে যাব ও মাটি হয়ে যাব এবং শুধু হাড়ের পিঞ্জর থেকে 
যাবে, তখন আমাদেরকে পুনরায় জীবস্ত করে উঠিয়ে দাড় করানো হবে? 

১৭. আর আমাদের পূর্বকালের পিতা-প্রপিতাদেরকেও উঠানো হবে?” 

১৮. তাদেরকে বল, হ্যা তোমরা আল্লাহর)সুকাবেলায়) অক্ষম-অসহায়। 

১৯. একটি মাত্র ধাক্কা ও কম্পন হবে। আর সহসা এরা নিজেদের চোখে (যে সব বিষয়ে খবর দেয়া হয়েছে সে 
সব কিছুই) দেখতে পাবে। 


্ৈ 
4 
“ 
৫ 
€ 
৫ 
A 
লৈ 
৫ 
/ 
৫ 
‘ 
‘lL 
‘ 
/ 
৫ 
রে 
৫ 
/ 
রে 
টে 
্ৈ 
% 
“ 
রং 
্ 
/ 
‘ 
/ 
/ 
“ 
রর 
“ 
৫ 
‘ 
রে 
/ 
মে 
রে 
রে 
“ 
রে 
্ 
/ 
রঃ 
রি 


তেতুল ততজতততত তত তত 


এ 
মি 


(20 - 


ৰ 2 এ) 2/ পরি 1 42d 

টা 22 lie a 

এটাই বিচারের দিন এটাই আমাদের দুর্ভোগ তারা বলবে এবং 
হায় 


যার AU 

WE GAN 5১১০ ০১০৯৬ ho ৮৪৬১ 

নি রি (বলা হবে) বিখ্যা বলতে তা সম্পর্কে তোমরা ছিলে যা) 
একত্র করে আন .. 

AL / তে ১5৮১৫ / 

5৩৩০ ৫ ৩ 5 (৯৫ ১1১) ১ 


যাদের এবং তাদের সহচন্নদেরকে এবং 
টা? ৮৮০৫ 


সি ৯৩৬১৬ 
তাদেরকে পরিচানিত তাই 
কর 

৪ পণ ary 

A 210A Ad Pl w 

ll 5৬৬ fe রি 6 
(১১০৬৩ ৫১৩9 ৯০০৮ 
জিজ্ঞাসিত হবে 

281 22 


এবং জাহারায়ের 


তোমরা পরম্পরে সাহায্য 


র টু কি 
করছ তি 


পুরম্পরকে আখ সমর্পণকারী 

a ETS OTN 

২০. তখন এর! বলবেঃ" হায় ! আমাদের দুর্ভাগ্য, এতো বিচারের দিন- 

২১. এ সেই ফয়সালার দিন, যাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতেছিলে”৫ । 

রুকুঃ২ রা 

২২-২৩, (হুকুম হবে) £ সব যালেম, তাদের সব. সংগী-সাথী এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যেসণ ম। বুদের 

অন্দেণী করত তাদের সকলকেই ঘেরাও করে নিয়ে এস । অতঃপর তাদেরকে জাহান্নামের পণ দেখাও। 

২৪, আর এই লোকদেরকে একটু থামাও, এদের নিকট কিছু জিজ্ঞাসা করার আছেঃ 

২৫, “তোমাদের কি হয়ে গেল? এখন তোমরা পরস্পরের সাহায্যে এগিয়ে আসছ না কেন? 

২৬. কি ব্যাপার! আজ তো এর! নিজেরা নিজেদেরকে (এবং একে অপরকে) আত্মসমর্পিত করে দিচ্ছে” ! 


৫. হতে পারে ঈমানদাররা তাদেরকে এ কথা বলবেন; হতৈ পারে এ ফেরেশতাদের উক্তি; হতে পারে হাশরের 
ময়দানের সমস্ত পরিবেশ সে সময়ে 'যবানে হাল’ (অবস্থার ভাষা) দ্বারা একথা বলবে, এবং হতে পারে এ 
সব লোকের নিজেদের দ্বিতীয় প্রতিক্রিয়া অর্থাৎ নিজেদের অন্তরে তারা নিজেদেরকে উদ্দেশ্য করে বলবেঃ 
পৃথিবীতে সারাজীবন তোমরা এই বুঝে এসেছিলে যে- ফয়সালার কোন দিন ্বাসবে না। এখন তোমাদের 
দুর্তাগা-পরিণামের দিন এসে গিয়েছে যে দিনকে তোম'রা মিথ্যা জানতে । 
এখানে “উপাস্যগণ' বলতে ফেরেশতা, আওলিয়া, বা আমবিয়াদেরকে নয় বরং অন্যান্যদের বুঝানো হয়েছে 
যেমন উপাস্য দুই প্রকারের হয়; ১.সেই সব মানুষ আর শয়তান যাদের নিজেদের ইচ্ছা ও চেষ্টা ছিল যে 
লোকে আল্লাহকে ছেড়ে তাদের বন্দেগী-উপাসনা ও দাসত্ব করুক ২. সেই সব মূর্তি, প্রতিমূর্তি প্রভৃতি 
দুনিয়ায় যে সবের পুজা করা হয়। 


সূরা আস্-সাফফাত ৩৭ 


পার ওর করি এ এর এরি এ চি বটি রে এটি বর পর ওর ওর ওর, পর রি, রি ফি জি ক 


ABR 
৩০০১৮?৬০% 


তারা পরষ্পরে জিজ্ঞাসা 
করবে 

বরং (নেতারা) 
বলবে 

টি ww 3 চন 


A 


বখ। আমাদের বিনতে 


করতে বাধ্য হব। 


তত তত তত তত তত তত তত তত তত তত 
তি 


সি 


টিকা এ ৫ রি শো ১৮৪12 রে বি 
9৩৮১ SU AH oH 


বিশ ছিলাম নিশ্চয় তোমাদেরকে শ্ামরা কারণ অবশ্যই (শাস্তির) 


৪৭ 


২১ তি পরি ওর কর পর এরি ওর যে ভে রি 


2 Hd 2:58 পার 
U2 1৮ | 


অপরের দিকে তাদের একে সামনাসামনী 
হবে 
ef Ee 22 R38 a 
0৬৩৬৮ ৩5 4১ ৩ 
ডানদিন থেকে আমাদের কাছে আসতে 
(অর্থাৎ শক্তি নিয়ে) 


৩৬০৫ LU 52 GO BE 


আমাদের জন্যে ছিল না এবং 


৮ a 
০ 


‘সুতরাং বিপ্রোইী লোক  ঠোমর। ছিলে 


রি * 11 রহ 22 / 
৬৯৯১ ৫9 ৩2৯০ ০১5 5 ০৬২০ 
বরং কত্ত 


সত্যহল 


] 
রঃ 


আমরা বিদ্রান্ত করেছিলাম স্বাদ গ্রহণকারী - আমরা 


২৭. এর পর তারা পরস্পরের দিকে ঘুরে দাড়াবে এবং পরস্পরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিবে। 
২৮. (অনুসরণকারীরা নিজেদের নেতাদেরকে) বলবেঃ “তোমরা তো আমাদের নিকট সোজামুখে আসতেছিলে"৭। 
২৯. তারা জবাবে বলবে£“ না, আসলে তোমরাই ঈমান আনতে প্রস্তুত ছিলে না। 
৩০. তোমাদের উপর আমাদের তো কোন কর্তৃত্ব ছিল না। তোমরা নিজেরাই ছিলে বিদ্রোহী । 
৩১. শেষ পর্যন্ত আমরা আমাদের'রবের এই ফরমানের যোগ্য হয়ে গেলাম যে, আমর! আযাবের স্বাদ গ্রহণ 


৩২, আসলে আমরা তোমাদেরকে গোমরাহ করেছি, আর আমর! নিজেরাই ছিলাম পথঘ্রান্ত"। 


৬ 
AAR বব RAN AIAN NN NANA SNA NS A NS NNN NN NaN aN NAN 


৭. মূলে 'ইয়ামীন' 'ডান হাত' ব্যবহৃত হয়েছে। বাগধারা অনুসারে যদি এর অর্থ শক্তি ও ক্ষমতা গ্রহণ করা হয় 
তবে এর মর্ম হবে- তোমরা জবরদস্তিমূলক ভাবে আমাদেরকে পথ ভ্রপ্টতার দিকে টেনে নিয়ে গিয়েছিলে। 
যদি এর অর্থ মংগল ও শুভ গ্রহণ করা হয় তবে এর মর্ম হবে- তোমরা আমাদের শৃভাকাংবীর বেশ ধরে 
আমাদেরকে প্রতারিত করেছিলে । আর যদি এর অর্থ শপথ বলে ধরা হয়.তবে মর্ম হবে- তোমরা শপথ. 
করে করে আমাদেরকে 'নিশ্চয়তা' দান করেছিলে যে যা তোমরা পেশ করছো সেটাই সত্য । 


স্০৩স্ক্১১4০০১০৩০১০১৯০৩৯১৯্১১০১৯১১৯১৩১০৩০১১০্১১-কস্১১৯১৯৩৯১১১০২১১১১৩৭ 


ঈমানদার তোমরা ছিলে 


৩) ৩৬ 


নিশ্চয় আমাদের রবের 


পারা ২৩ 


পর পর পারি গর শর, পর লী বুরি পে 


~~ 


তি ৭ ৬ ৭৬ NRCS NNN ৬ ৬ ৬ ৭৬ ৬ NN NN NNN NA NNN NN 


সূরা আস্-সাফফাত ৩৭ 
ও, ওর, ওটি ওর, ওর কর 


টা 


শিশু 


অহংকারে ফেটে পড়ত। 


TIRANA NN DDO DE DE EOD OE Ee» ARN NN NN SON RS ON ON GN 


~~ 


ওর ও কাট ও, কার, ওর, এর জর বার গর রি এর ওর, ভরা খর এরি জার AAALAC 


8৮ 


৩৩.এভাবে তারা সকলে সেদিন আযাবে সমান শরীক হবে। 
৩৪. অপরাধী লোকদের সাথে আমরা এরূপ ব্যবহারই করে থাকি। 
৩৫. এই লোকেরা এমন ছিল যে, তাদেরকে যখন বলা হতঃ “ আল্লাহ ছাড়া প্রকৃত মা'বুদ কেউ নেই" তখন এরা 


৩৬. বলতঃ“ আমরা এক বিকৃত মস্তিফ কবির কথায় নিজেদের মা'বুদদের ত্যাগ করব?” 

৩৭. অথচ সে তো সত্য নিয়েই এসেছিল এবং সে রসূলদের সত্যতা ঘোষণা করেছিল । 

৩৮. (এখন এদেরকে বলা হবে যে.) তোমরা অবশ্যই পীড়াদায়ক আযাব আস্বাদন করবে। 

৩৯. তোমাদেরকে যা কিছুই প্রতিফল দেয়া হবে তা তোমাদের নিজেদের কৃত কাজেরই প্রতিফল । 
৪০. কিন্তু আল্লাহর বাছাই করা বান্দারা (এই দুঃখজনক পরিণাম হতে) রক্ষা পেয়ে যাবে। 


৮0০ % রে LOL 2০ পচ তে - ৭ পা ৯ 5০৫ 
DS bl ০০) ৩ শী৩জ্ঞ। ও ৬৮৮০৯ [৮৪১৬ 
এরূপই . নিশ্চয় সম অংশীদার হবে: শান্তির মধ্যে সেদিন তারা নিক্য় 
আমরা " 
৮1 রর ঠা পা ৯০০ ৫ ১৪2 . পা 24? 12 
20) ১ ৮৪) ০৪৪1১১16৮75) Ul Jo 
কোন ইলাহ নাই তাদেরকে বলা হত ধখন? ছিল তারা নিশ্চয় অপরাধীদের সাথে আমরা করি 
A ul AAA CG “24227 রত ৮25 ঠা কর্ণ 24 রে 
৩ ৩ ৬ ৩৮5৮ ১ ৫১৬১১১৩৯১৪০) 
আমাদের ইলাহ অবশ্যই নিশ্চয়আমরা তারা বলত এবং তারা অহংকার করত  € আল্লাহ ছাড়া 
দেরকে আগকানী হব কি 
পাস 2৮ ৫টি এপ টার ৯1৫ ৪ 222 4 
ও) ৬৬০১প Bie ৬০৪৬ ঢু ৬৫ ০৬০০ ১5৩৪ 
পা রা A of 
(তার পূর্বের) সতাতা খোধণা এবং সঙ্যসহকানে (এইনবী) খগং (থে) 0 কবির 
সু করেছে এসেছে উন্মাদ জন্যে 
AA ৮৫ রত < 3 Pd শপে LMT চনে 
৩১ ও ৪০ ১2) ৬৬৩ lol ১ 
প্রতিফণ দেওয়া হবে না এবং মদ পাতি অবশাই নিশ্চয় 


CNNSI NAA NAN NANA NNN SN SSN NSN ES NN NN NAN NN EN AN EN EN aaa 


AL 


/. 


সূরা আস্-সাফফাত ৩৭ ৪৯ 


AIRY, 1? 215৫ 
৩৮৮ 2 5G ৪4৬ ৩১১ 
জানা- 
ee এবং ফলমূলসমূহ নি ড় 
প (1 


চি 22 2 
৯ 9:৩০ ৮ পা ০9৯০ 
নিয়ামতে 


ঘুরান হবে 


15 ৬ 


পানকারীদের জন্যে 


চটি | A | > € A 
০১ ৩০৪ রি টা বে ১ ১ 
তাদের কাছে F তাহতে তারা না আর ক্ষতিকর তার মধ্যে | 
(মন তর কিছু (থাকবে) 
থাকবে) 9 ৮ ৮৫ 


৫৭ 


লুকিয়ে রাখা 


৪১, তাদের জন্যে জানা-বুঝা রিয্‌ক রয়েছে, 
৪২-৪৩. সর্বপ্রকার সুস্থাদু দ্রব্যাদি ও ফলমূল এবং নেআমতে ভরা জান্নাতও- যাতে তারা সম্মানের সাথে বসবাস করবে 
88. আসনে মুখা-মুখী আসীন হবে । 

8৫, শরাবের ঝর্ণা-সমূহ হতে পান-পাত্র পূর্ণ করে তাদের মাঝে ঘুরানো হবে। 

৪৬. তা উজ্জ্বল পানীয়, পানকারীদের জন্যে সুপেয়-সুস্বাদু । 

৪৭.না তাদের দেহে এর দরুন কোন ক্ষতি হবে, না তাদের জ্ঞান-বুদ্ধি নষ্ট হবে। 

৪৮. তাদের নিকট দৃষ্টি সংরক্ষণকারিণী সুন্দর চক্ষু-বিশিষ্ট নারীরা থাকবে। 

৪৯. এমন স্বচ্ছ, যেমন ডিমের খোসার নীচে লুকানো ঝিল্লি। 

৫০. পরে তারা পরম্পরের দিকে মুখ ফিরিয়ে একে অপরের অবস্থা জিজ্ঞাসা করবে। 

৫১. তাদের একজন বলবে দুনিয়ায় আমার একজন সাথী ছিল, 


২ 
৮ 
0. 
ৈ 
ৈ 
৮? 
ৈ 
নে 
টৈ 
টে 
4. 
২? 
২? 
/, 
2, 
’/, 
/, 
0. 
/, 
টা 
2 
৮ 
টা 
টা 
? 


/- 
রং 
/ 
i) 
/ 
/ 
রে 
নে 
টা 
৫ 
/ 
সঃ 
নে 
CA 
/. 
“ 
4“ 
/ 
“ 
/ 
এটি 
৫ 
রা, 
রঃ 
এ, 
A 
‘ 
A 
+‘ 
সে 
কি 
A 
‘ 
‘ 
“ 
“JE 
/ 
‘A 
দে 
/ 
্ৈ 
৮ 
রর 
‘ 
14 
“ 
I 
‘ 
৫ 
- 
+ 
“A 
‘lL 
রা 
৬, 
‘A 
৯]. 
্ৈ 
ৈ 
“ 
/ 
ৈ 
৫ 
“ 
“ 
+‘ 
/ 
/ 
‘ 
/ 
৫ 
+” 
গু 


চি 


ASSASSINS SSSA SSSIASSASIASS RRR RRR RRR RRR 


শব্দ-৭/৭_ 


সূরা আস্-সাফফাত ৩৭ ৫০ 


৫ 


‘ 

নে et 
Al 7 2 3 পু ₹ ৪১ AQ 
Al” রে < ন পু রা 2 (৫87২ ও Ad রনি ৯] হত 

AES 5 5126 9 ০3০০৮ 95 S| ০১ 
্ ও মাটি আমরা হব এবং আমরা মারা যখন কি সত্যতাশ্বীকারকারীদের অবশ্যই সে বলত | 
১ খাব ভুক্ত i ১? 
্ৈ / ‘A 
১S ৫১৫ 224৫ / 292 ৫ ₹ 0012. 1৬ 
৫০ ৩১৯৯ (১1 ৩ ৬ ০88 1 ৩১৬5 2 
(| (সেসব লোকদেরকে) তোমরা বলবে প্রতিফল প্রাপ্ত হব অবশ্যই ' আমরা কি অস্থি | 
(| বুকে দেখতে পাও নিশ্চয় (সর্বস্ব) | 
/ ? ৬1 তে পাছা 2. পে = 1০৮০ J ৫ 
৮ Kk || 50015 ৮ A 5৬ 1 পর পর্ণ ৫4 
নী ২০ AT UG esa চন 055 AEG 
্ যে আল্লাহর শপথ সে বলবে জাহান্নামের গভীরতার মধ্যে তাকে ফলে সে তখন 
YX দেখতে পানে বূকেদেখণে 
৮ £. 
DD A ? 24 CM EAN AE রব এরি ৮. ৯৯০ ৫১ ্ৈ 
| ১7৮ ৬০ ও 2৮৮ 5 ৩ ০১:৯১ ৬৬৬ | 
৫ অন্ততুক্ত অবশ্যই আমার "অনুগ্রহ না যদি এবং আমাকে ধ্বংস করেই তুমি প্রায় রর 
আমি হতাম রবের. হতো) ু 
৮. ম্তঘ পাও অর্ত 23d পার পর্ণ AI 2 9 
৮ হু রি রথ শি ১ 
১৯০ ০৯০ রড Ope) |S 
্ মৃত্যু বরণকারী হব আমরা তবে কি * (জাহান্নামে) উপস্থি ত কর! রি 
% না লোকদের fh 
টি ৫ 
৮ লৈ 
৮? রে 
৫২. যে আমাকে বলতঃ* তুমিও কি ইহা সত্য বলে স্বীকারকারীদের মধ্যে শামিল! 
| ৫৩. আমরা যখন মরে যাব ও মাটিতে পরিণত হব এবং অস্থির জী্ স্তুপ হয়ে যাব তখন বাস্তবিকই কি 
মি] আমাদেরকে পুরস্কার ও শাস্তি দেয়া হবে?" A 
| ৫৪. এখন সে লোক কোথায় আছে তা কি আপনারা দেখতে চান? he 
| ৫৫. এই কথা বলে যখনই সে মস্তক অবনত করবে তখনই সে তাকে জাহান্নামের গভীরতায় দেখতে পাবে। fb 
Y ৫৬. তাকে সে ডেকে বলবেঃ*আল্লাহর শপথ, তুমি তো আমাকে ধ্বংসই করে দিতেছিলে! fh 
| ৫৭, আমার 'রবের! অনুগ্রহ যদি না পেতাম তাহলে আজ আমিও সেই লোকদের মধ্যে গণ্য হতাম যারা গ্রেফতার | 
হয়ে এসেছে! 
| ৫৮. আচ্ছা ৮, তো এখন কি আমরা আর কখনো মরে যাব না? টু 
Lp রি 
১৪ ৫ 
১p A 
(| ৮. কথার ধরণ থেকে ম্পষ্টরূপে বোঝা যায়- নিজের সেই দোযখী বন্ধুর সংগে কথা বলতে অকস্মাৎ এই | 
A জান্নাতী ব্যক্তি স্বগত নিজে নিজেকে বলতে শুরু করেছে। এ বাক্যাংশ তার মুখ থেকে এরূপ ভাবে নির্গত | 
2 হয় যেমন কোন ব্যক্তি নিজেকে প্রত্যেকটি আশা ও প্রত্যেকটি অনুমান থেকে উচ্চতর অবস্থার মধ্যে পেয়ে | 
/ অত্যন্ত বিশ্বয়ে ও স্ফুর্তি-আনন্দের প্রাচুর্যে নিজে নিজেই কথা বলতে শুরু করে। রা 
রে 
| * প্ৰশ্নবোধক অব্যায়টি এখানে নিশ্চয়তার অর্থে ব্যবহৃত হয়েছে 
৮ ্ৈ 
৫৭ ১৫২৫১১৫৫৯৫৯৬৫৬ 9 ২ ৩ ২ ৬ ২২৩২২৯০৬০৬৫ EN AN AN EN AN BN AN AY ৫ 


২ ৬ fs Nf ২৬৯৬৬ -৬৬, 


৬ ২৬ ২৬ ২৬ ২৬ Sf Se SR SY 


নি PN 
ত ASSASSINS 


NN 


একর কর বারি ভর ধরি তর ওর ও 


ক 


একটি বৃক্ষ তা নিশ্চয় 
(যা) (এমন) 

2 254 ৫ রা 
৮ ্ ৪৬৮৮০ 4১ SE Gb 
অতঃপর শয়তানগুদোর মন্তকসমূহ তা যেন তার ছড়াগুলো 

(হচ্ছে এমন) 

48 পাও AE) A> 

36১5) (5 506 ৬ 

(তাদের) তা থেকে তা থেকে 

উদরসমূহকে রতি 


৫৯.মৃত্যু- যা আমাদের ঘটবার ছিল তা পূর্বেই কি এসেছে? এখন আমাদের জন্যে কি কোন আযাবই নেই?” 
৬০. নিঃসন্দেহে ইহাই বিরাট সাফল্য । 


"৬১. এরূপ সাফল্যের জন্যই আমলকারীদের আমল করা উচিত। 


৬২. বলঃ এই আতিথেয়তা উত্তম না যন্ধুম গাছ? 

৬৩. আমরা সেই গাছটিকে যালেমদের জন্যে ফেতনা বানিয়ে দিয়েছি৯। 
৬৪. উহা এমন একটি গাছ যা জাহান্নামের তলদেশ হতে বের হয়। 
৬৫. এর ছড়াগুলি এমনই, যেমন শয়তানগুলির মাথা । 

৬৬. জাহান্নামের অধিবাসীরা তা খাবে এবং তা দিয়েই পেট ভরবে। 


৯. অর্থাৎ অমান্যকারীরা এ কথা শুনে কুরআনের প্রতি বিদ্রুপ ও নবী করীম (সঃ)-এর প্রতি ঠাট্রার একটা নতুন 


সুযোগ পায়। তারা ঠাট্টা বিদ্রুপ করে বলতে থাফে-“নাও, আবার নতুন কথা শোন -জাহান্নামের জ্বলন্ত 
আগুনের মাঝে বৃক্ষ জন্মাবে”। 


তিতা 


্ৈ 
৮, 
“ 
“ 
£ 
/ 
/ 
/ 
‘lh 
/. 
৫ 
৫ 
রে 
6৫ 
রর 
/ 
৫ 
রে 
/ 
A 
/ 
এ 
৬ 
রঃ 
্ৈ 
“ 
রে 
/ 
৫ 
”. 
/ 
রা 
‘A 
রঃ 
্ৈ 
/ 
৮ 
lL 
£ 
৫ 
/ 
/. 
// 
/ 
“ 
/. 
রে 
রঃ 


ছিটে 


জতভত ASSESS SASS ৩১০০১০১০১০১০০১০১০১০১০১০১০০১০১০১০১০৯০১০১০১০১০১০১০৬০১৬ 


সূরা আস্-সাফফাত ৩৭ ৫২ 


পারা ২৩ 
৫ ৫৫ 227 JAR নন » 4 
5 
নিশ্চয় এরপর গরম পানির অবশ্যই তার উপর তাদের জন্যে নিশ্চয় এরপর 


ও ০85 BN NH Bi) ও ৫) VY 


বিপথগামী ভাদের পিতৃপুরুষ পেয়েছিল তারা নিশ্চয় জাহানামের দিকে অবশ্যই তাদের প্রত্যাবর্তন 


দেরকে হবে 
BARE শে ALAN ৫2222559557 (৫ 224 
৮৫৬১ ( ০ AD রগ ৫) ৬)১৮)১৫৪ 2) (5 ~~ | 
তাদের পূর্বেও পথএষ্ট হয়োছিপ নিষ্টয় এবং ধাবিত হচ্ছে, তাদের পদাক্কের উপর অতঃপর 


তার! 
21221 পাও ১১ 3 39 Fd বনে রণ 5১৫2 ৮5 
0 ০৬১৬০ (2১ ৩০) ৬৪৫ 5 © CUES) AE | 


দেখ অতঃপর  সতর্ককারীদেরক্ে তাদের মধ্যে আমরা পাঠিয়ে নিশ্চয় এবং পূর্ববরীদের অধিকাংশ 


৩৩২৫৬৬৬৬২৩৬ ২৬ ২৬ ২৬২৬৬ ৬৬৫৬৬৫৬৫১৫৫ CAA NE I ON 


| (রসূলরূপে) ছিলাম 
৬ পাপা ৫ ২৮৩ ৫2১৮2 2১ পাক ৮০৫ A 
20 ১৯০৪৮ ৩৩৪৩৬ AE ৩৬6০০ 
আল্লাহর বান্দাদের তবেশ্বতন্ত্র যাদের সতর্ক করা পরিণাম হয়েছিল কেমন 
i (কথা) হয়েছিল (সেই লোকদের) 
5/3192 92 নব 9 ৮1% ৫৮ পাঠ পাত 
৫ ০) ৪৩ 7৯ ৬৮৫ ৬৪ 5 © hae 
জওয়াবদাতা অতঃপর নূহ আমাদেরকে. নিষ্া&া এ 
১ চি চি বং অকানষ্ঠ কর। হয়েছিল 


(ঘাদের) 
——————— 
৬৭. তারপর পান করার জন্যে তাদেরকে ফুটন্ত পানি দেয়া হবে। 
৬৮, আর এর পর সেই জাহান্নামের আগুনের দিকেই হবে তাদের প্রত্যাবর্তন । 
৬৯. এই লোকেরা তাদের বাপ-দাদাকে গোমরাহ পেয়েছে। 
৭০. এবং তাদেরই পদাংক অনুসরণ করে তারা দৌড়ে চলেছে। 
৭১, অথচ তাদেরও পূর্বে বহু লোকই গোমরাহ হয়েছিল । 
৭২. আর আমরা তাদের মধ্যে ছশিয়ারকারী রসূল পাঠিয়েছিলাম। 
৭৩, এখন দেখ, এই হুঁশিয়ার করে দেয়া লোকদের পরিণাম কি হয়েছে! 


৭৪. এই খারাব পরিণাম হতে আল্লাহর কেবল সেসব বান্দাই রক্ষা পেয়েছে, যাদেরকে তিনি 
ও খীঁটী বানিয়ে নিয়েছেন। হং আয 


রুকুঃ৩ 
৭৫, আমাদেরকে (ইতোপূর্বে) নূহ ডেকেছিল, তোমরা লক্ষ্য কর আমরা কত উত্তম জবাবদাতা ছিলাম । 


মত্ত বিসিসি NAN NAAN NNN NSN NEVE EN 


৬ 


সিস্ট পস্০০৯০০০১৯০্২৯৮স্শ১শ০৩১৯১১০১০১১৯১০১৮১৯১১১ক১১১১১০৩৮১১১স PS 


2 2 a পপ এর্পা ১05 তা রা ্ 
ob ০১ 02 এ LEN 
কঠিন সংকট হতে তারপরিবারকে ও তাকে আমরা এবং 


্ টা নর ৮5০০1, 22 না 

2 ৯৬ ০৬৫ 
3. 4৫০ 1 20৩ ৮১ 2৯৪১ 
মধ্যে তার সম্বন্ধে আমরা ছেড়েছি এবং অবশিষ্ট তারাই তার বংশধরকে 
নী বর্ণনা) | ih (এমন যে) . 


9৬৮৮ SH ৬১৫ Moc ও 23 &৫ 


সতকযপরায়ণদেরকে প্রতিফল দেই এভাবে নিশ্চয় সমগ্রবিশ্বের 


৬ £ 2 EAE FRA 
90১৩৮ 4) ৩১১ এ 6%) ৬ ৬১৬৬৯১ 


মিথ্যা তোমরা ইবাদত করছ 


৭৬, : আমরা তাকে ও তার ঘরের লোকদেরকে মহা যতন ও পীড়ন হতে রক্ষা করদাম। 
৭৭, এবং তারই বংশধরকে বাঁচিয়ে রাখলাম । 

৭৮, আর পরবর্তী বংশধরদের মধ্যে তার ্রশংসা ও গুণ বর্ণনার ধার! অবশিষ্ট রাখলাম 
৭৯. নূহের প্রতি সালাম সারা দুনিয়াবাসীর মধ্যে । 

৮০, নেক আমলকারীদেরকে আমরা এমনই প্রতিফল দিয়ে থাকি। 

৮১. আসলে সে আমাদের মুমিন বান্দাদের মধ্যেই একজন। 

৮২. পরে অন্যদেরকে আমরা ডুবিয়ে ফেললাম । 

৮৩, আর নূহেরই গদ্থানুসারী ছিল ইবরাহীম । 

৮৪. সে যখন তার রবের সমীপে প্রশাস্ত-অনুগত মন নিয়ে আসল, 

৮৫. সে যখন তার পিতা ও তার জাতির জনগণকে বললঃ “তোমরা যে গুলোর ইবাদত করছ, এগুলো কি?- 
৮৬. ...তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যে-মিথ্যি মনগড়া মা'বুদ পেতে চাও? 


লস 
ও 


সূরা আসৃ-সাফফাত ৩৭ ৫৪ পারা ২৩ 


4 


AE ের্দ তে Oe / ষ্ঠ 24, Fr পা ৯৮০৮৮১৯৫৫৫৫ 

৫ ০66৫ 2১1 5 ৪০৩৪০ ৩০2০৩ Ub 

(তাদেরকেও) গণ তোমাদেরকে সৃষ্টি আগ্পাহহ অথ তোমর্না খোদাই করে যাকে. তেমন! ইবাদত কর সে বলল 
মাপে বছেন তৈণী ক? ফি 

A HCA 


O 
77777700000 তো Bৈ বর 
৮৭. ...আল্লাহ রব্বুল আলামীনকে তোমরা কি মনে কর?" 

৮৮. পরে সে তারকারাজির উপর দৃষ্টি১০ ফেলল। 

৮৯. আর বললঃ “আমি অসুস্থ১১" 

৯০, ফলে লোকেরা তাকে রেখে চলে গেল। 


৯১, তাদের অনুপস্থিতিতে সে চুপে চুপে তাদের মা'বৃদদের মন্দিরে ঢুকে পড়ল, আর জিজ্ঞাসা করলঃ”আপনার। 
খাচ্ছেন না কেন? 


৯২. হল কি, আপনারা তো কথাও বলছেন না?” 

৯৩, এর পর সে সেগুলির উপর ঝাঁপিয়ে পড়ল; আর ডান হাত দিয়ে ভীষণ ভাবে আঘাত হানল। 
৯৪. (ফিরে এসে ) সেই লোকেরা দ্রুতবেগে তার নিকট উপস্থিত হল। 

৯৫, সে বললঃ “তোমরা কি নিজেদেরই নির্মিত জিনিসের পুজা-উপাসনা কর? 

৯৬, অথচ আল্লাহই তোমাদেরকেও পয়দা করেছেন, আর সেই জিনিসগুলিকেও যা তোমরা বানিয়ে থাক”। 


৮, 
রঃ 
/ 
A 
/. 
৫ 
৫ 
্ৈ 
্ৈ 
/. 
/. 
রে 
রা 
্ঠৈ 
রঃ 
”. 
রঃ 
্ 
রী 
৫ 
৫ 
ঞ 
রর 


bn 


১০. আরবী ভাষার বাগধারায় এ কথার অর্থ- সে চিন্তা করলো যা সে ব্যক্তি ভাবতে শুরু করলো। 
১১. সে সময় হযরত ইবরাহীম (আঃ)-এর কোন প্রকার কষ্ট ছিল না- এ কথা আমরা কোন সূত্রে জানিনা । 
সুতরাং হযরত ইবরাহীম (আঃ)এ মিথ্যা বাহানা করেছিলেন এ কথা বলা যায় না। 


/ 
/ 
/ 
/ 
‘ 
A 
/. 
৫ 
রঃ 
ৈ 
রা 
‘ 
রে 
৫ 
‘/ 
রা 
৫ 
রর 
‘ 
/ 
৮ 
তা 
6 
রর 
নি 
৫ 
‘ 
“ 
+A 
রর 
রা 
/ 
‘/ 
৬৩ তত 


ঢ় 
0) 
DDO Lod রর /5 17:৬৮ ৫ 
© 252 5 ১12 তি © (১ es) ০১ A 
তারকা রান্দির এক নজর বিশ্বজাহালের রব সব্বন্ধে ্ 
সে জিপ কর ্ 
a শে A> 32 X24 5% (পা 5 / 4 % 
ও) FP 9৬৮৩৮ Ae 9৯5 2৭9৮9 ? 
দিকে সে অতঃপর পিঠ ফিরিয়ে তার থেকে তারা -অতঃপর অসুস্থ নিশ্চ অতঃপর Ye 
সন্তর্পণেগেল ফিরেগেল আমি বলল ্ 
পা ৩১৪) ১ হোলের ্ঘ Ad ৫৫ EEA 
রহ « La রে eS ৬৬৬ ৬ 
9১৮৫ S 5 3 0% 
তোমরা কথা বল না তোমাদের কি তোমরা বাচ্ছ কেন বপল অতঃপর তাদের দেবত। 
হয়েছে এ খুলোর 
৫৫ 2 93 2/2 2 কু পরি 
দৌড়ে তার কাছে তান অতঃপর ডান নি ul আঘাত . তাদের কি সে অতঃপর 
উপস্থিত হল সন্তৰ্পণে হানল 


কর পির 


ঠা BG BCG WA 5 14 16 

t তার! বলল 
ww Ad Pd পাও পা ওরা 221 LE চর নি ৩০৪ পৌর 
GL ০৩ 2 © OMS ASS I 4 BHC 
"নিশ্চয় সনে বণপ এবং অতিশয় হীন তাদেরকে তখন: ন 


£.. একটিখড়যপ্তরের তার তারা অঙঃপর 
আমি অতি নীচু আমরা করলাম বিরুদ্ধে সংকজ ঝাল 


রর 2 24 ৬. পা > 2/7 টি | বগি পে 
৩2 ৩ ES Pr OMA ৩৩৮ Sel 


মধ্যহতে আমাকে দাও (সে দোয়। করল। 


ERE ২ ও ২৬ ১ ৯ ২৮ ২ ৮৬ ৬ ৬৯ ০৬০৬ 
৬ 


রি 
পথ দেখাখেনশীঘুই আমার দিকে চললাম 
(সণ্ডান) হে আমান রব তিনি আমাকে রবের 
ddA ্ তা 5৮ | 5 ৫পাশা 
Ww 


2 ১ 
AS ৪১ 9৮৩ LAS ৩৩৯০) 
পৌছিল অতঃপর ধৈর্যশীল এক পুত্রের তাকে আমরা ফলে সৎকর্মশীলদের 
যখন সুস্থীর সুসংবাদ দিলাম 


) 64 ঠ (5৮ 0 ৬৩8 06 (i 4৩৫) 


OL 


সথপ্রের মধো দেখেছি নিশ্চয় আমার হে সে বলল দৌড়াদৌড়ি তার সাথে 
আমি পুত্র = (বাসে) 


য়ে 
আমি 
১/2% ৩ ০৩ সু 0 ৮ 155 নও ৩০5 


য় আপনি সে বলল তোমার মত কি তাই তোমাকে জবেহ 
রি ৮৮: বান আমার পা ভেশে দেখ ক্নছি 
রত 


1 / পালি 2 চং ন 
৪0৫১১৮20102 গু) গড BN BE 


৯৭. তারা পরম্পর বলাবলি করলঃ “এর জন্যে একটি অগ্নিকুন্ড বানাও এবং একে সেই জ্বলন্ত আগুনের স্তুপে 
নিক্ষেপ কর”। 

৯৮. তারা তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করতে চেয়েছিল ; কিন্তু আমরা তাদেরকেই হীন করে ছাড়লাম । 

৯৯. ইবরাহীম বললঃ“ আমি আমাররবেরা দিকে যাচ্ছি১২। তিনিই আমাকে পথ দেখাবেন। 

১০০, হে খোদা! আমাকে একটি পুন্র-সম্তান দান কর যে স্চরিত্রবানদের মধ্যে একজন হবে”। 

১০১. (এই দোআর জবাবে) আমরা তাকে একটি অতীব ধৈর্ঘশীল (সুস্থীর )পুত্র-সম্তানের সুসংবাদ দিলাম ১৩। 
১০২. সেই ছেলেটি যখন তার সাথে দৌড়াদৌড়ি করবার বয়স পর্যন্ত পৌছিল, তখন (একদিন) ইবরাহীম তাকে 
বললঃ “পুত্র! আমি স্বপ্নে দেখি যে, আমি তোমাকে জবেহ ফরছি। এখন তুমি বল, তোমার মত কি?”"সে বললঃ 


“ঘা কিছু আপনাকে হুকুম দেয়া হচ্ছে তা আপনি করুন, খোদা চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের একজন 
পাবেন" । 


এ ৮ শশী শা শশা শশী শি শি কী 


১২. অর্থাৎ নিজের প্রভুর জন্যে ঘর ও স্বদেশ ত্যাগ করছি। 
: ১৩, অর্থাৎ হযরত ইবরাহীম (আঃ)। 


SDDANAAADDNNSSSSDADSSADSDSDNS DSSS DSSS NSS SSD hh PARISPARARAR PAS 


3 : ক ৬ ৬ ২৬ ২৬ ৭৯ ৯৬ 
59559555555355555555855585222১১১:১ 
bl 
চি 
N 
চি 


৬ 


সি 
৫২ CRRA NNN SN NS NNN ana 


KAA Sf Pf PnP AAS ASP ২৮ ২৬ ৬ ৬৯ 


‘ 
“ 


৬ 


৮ 
/ 
‘ 
৬ 
+‘ 
/. 
Ke 
( 


/ 
টে 
৬ 
'/ 
৬, 
্ৈ 
৮, 
/ 
/ 
‘ 
/ 
রং 
4, 
/ 
্ 
A 
/ 
রে 
৫ 
/ 
“ 
/ 
A 
/ 
“ 
/. 
2 
‘ 
£, 
্ৈ 
/ 
/ 
‘ 
/ 
/. 
€ 
৮. 
/ 
রে 
৫ 
্ৈঃ 
‘lh 
‘lh 
রঃ 
/ 
৫ 
৫ 
্ৈ 
/ 
/ 
রর 
/ 
A 
রে 
/ 
রঃ 
৫ 
৫ 
“ 
/ 
‘ 
রে 


Y 


১১০. সৎ লোকদেরকে আমর! এরূপ প্রতিফলই দিয়ে থাকি। 


NANA ANN AY AS SSN AN AN EN EN aN 


ৈ 
UY EX ৪6৯৮৫ A CE >» টিউব 24 পুর্ব প 18 
(৪৮১ 0) 2৩৪১৩ ১০০ ৩১৪৯১ 885 ৬ 5 
ইত্তাহীম হে বে তাকে আমরা এবং কপালের উপর তাকে সে এবং আত্মসমর্পণ যখন অতঃপর 5 
আওয়াজ দিলাম করল করল উভয়ে সি 
পাও 22 2 পা) 0৭4 ৫ ১.৪ রে সি £ 
Il G5 এত 0) ভু ভিত SY 
A 
সৎকর্মশীলদের প্রতিফল দিই এরপে নিশ্চয় স্বপুকে তুমি সত্য করেছে নিশ্চয় | 
আমরা = তে 
আমরা রে 
2 তি ॥ ১ প্র 22> #3 > Ard পু ৫ 
2৩৬ 2৬৬১ রে © ui! চিএ: ৮৪ 1০ ৩) 
কোরবানীর তাকে আমরা ছাড়িয়ে এবং সুপ Ee এটা নিশ্চয় 
afd Gl oh 1 | (ন) 
৬ EAL ৯ হিপ, পরা তা 
০৮ mM ৪৬১৯১ ও Hk ৩ ১96৯: 
উপর সালাম পরবর্তীদের মধ্যে তার উপর 
বের্িত হউক) তিল বির এবং 


5510 


০৫৯ ০ ৩৮৫ ০৭৯) 


উত্তম কর্মণীলদেরকে প্রতিফল দিই 
আমরা 


১০৩. শেষে যখন এই দুজনই আনুগত্যের মাথা নোয়ায়ে দিল এবং ইবরাহীম পুত্রকে ললাটের অভিমুখে শোয়ায়ে 
দিল 


১০৪. এবং আমরা আওয়াজ দিয়ে বললাম £ “হে ইবরাহীম, 

১০৫, তুমি তো স্বপ্রকে সত্য প্রমাণ করে দেখালে ১॥! আমরা সৎ লোকদের এরূপ প্রতিফলই দান করে থাকি। 
১০৬, নিঃসন্দেহে এটা একটি সুস্পষ্ট পরীক্ষার ব্যাপার ছিল" । 

১০৭. আর আমরা একটি বড় কোরবানীর ১৫ বিনিময়ে সেই ছেলেটিকে ছাড়িয়ে নিলাম। 

১০৮, আর তার প্রশংসা ও গুণ বর্ণনা পরবর্তী বংশধরদের মধ্যে প্রচলিত রাখলাম । 

১০৯. সালাম ইবরাহীমের প্রতি । 


২ 


১৪. স্বপ্নে দেখানো হয়েছিল- তিনি যবেহ করছেন। তিনি যবেহ করে ফেলেছেন এমন দেখানো হয় নি। এজন্যে 
যখন হযরত ইবরাহীম (আঃ) যবেহ করার জন্যে পূর্ণ পস্তৃতি গ্রহণ করেন তখন বলা হলো-“ তুমি নিজের 
স্বপ্নকে সত্য করে দেখালে!” 

১৫. “বড় কোরবানী" অর্থ একটি ভেড়া, পুত্রের পরিবর্তে যবেহ করার জন্যে সে সময় আল্লাহতা'আলার ফেরেশতা 
হযরত ইবরাহীমের সামনে পেশ করেছিলেন। একে বড় কোরবানী এই কারণে বলা হয়েছে যে 
ইবরাহীম (আঃ)-এর মতো আল্লাহর অনুগত বান্দার জন্যে তার পুত্রের ন্যায় ধৈর্যশীল ও জীবণ'উৎসর্গকারী 
বালকের পরিবর্তে এটা ফিদিয়া (উদ্ধার মূল্য) ছিল। বড় কোরবানী বলার আরো একটি কারণ হচ্ছে, 
আল্লাহতা'আলা কেয়ামত পর্যন্ত এ সুন্নত জারী করে দিয়েছেন যে- এ তারিখে সারা দুনিয়ার সমস্ত মু'মিনরা 
পণ্ড কোরবানী করবে এবং আনুগত্য ও প্রাপোৎসর্গের এই বিরাট মাহাত্মাপূর্ণ ঘটনা নতুন করে স্বরণ করবে। 


১০ 
ক ৩ ২২৬২২৬৬৬৯০৯ NS SN AN ED AN AN AN AN AN AD AN AN 


১ গর্ত পর রর কর রর রর রি ধর রি গর, বর এ hdd 


2 1564 রত 225) 2902 Z (৮ > (ৰ 
ডঃ 2০১১৭ ১ 0৩৮১০ 3৩ ৩১ 45) 
তাকে আমরা এব যারা ছিল) বান্দাদের ' সে নিশয় 
সুসংবাদ দিলাম b মুমিন বি ৫ হা) 
NS SA পো EXC ১৮১৫1 তা 25) ঘর 
১৩৮০৮ 05 5 এত LB 3 9028৯ 33 


ইসহাকের উপর ও তার উপর আমরা বরকত এবং সৎকর্মশীলদের অন্যতম 
‘দিলাম 


(৬ 922৯ 
(কেউ হয়) তাদের দুজনের 


2° রণ €6:96৩ ৪ A 9 AEE 22 / ,৫এ 
৬৩) >) © i 7০৮2১ ০ চি 
ও 

উপর জুলমকারী উত্তমকর্মীল বংশধরদের 


রর পাপা ১৫ / ost পা tL 7221 পা ॥ 22 hd 

০ 5 5 ৩৪৯৪০ 5 9৩5১৯ 5 ১৮০৩৯ 

হতে উভয়েরজাতিকে ও উদ্ধার করেছি এবং হারূনের ও মূসার উপর 
আমরা উভয়কে 

তত ১ 55 রি 4৫৫ ৩৪১ 2/4 বার ১ 

৪ 05৮ (5৮68 GS 59982 ভ৮৩ 

বিজয়ী তারাই অতঃপর তাদেরকে আমরা. এবং কঠিন সংকট 


তারা হয়েছিল সাহায্য করেছি 


৮১৫ ৬ zealand পা ২ পাস ৫25 “A AEA 
Hr ৩৪5৩৩ 2 oO A টা 
পথে উভয়কে আমরা এবং অতীব স্পষ্ট কিতাব উভয়কে আমরা এবং 
পরিচালিত করেছি 


১১১. নিশ্চয় সে আমাদের মু'মেন বান্দাদের মধ্যের একজন ছিল। 

১১২. আর আমরা তাকে ইসহাক সম্পর্কেও সুসংবাদ দিলাম । সে হল নবী- নেক আমলকারী লোকদের একজন। 
১১৩. এবং তাকে ও ইসহাককে বরকত দিলাম১৬ । এখন এই দু'জনের বংশের লোকদের মধ্যে কেউ তো 
নেককার আর কেউ নিজের উপর সুস্পষ্ট যুলমকারী । 

রুকুঃ৪ 

১১৪. আর আমরা মুসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেছি। 

১১৫. তাদেরকে এবং তাদের জাতিকে মহা প্রাণাস্তকর কষ্ট হতে মুক্তিদান করেছি । 

১১৬, তাদেরকে সাহায্য দান করেছি, যে কারনে তারাই বিজয়ী হল। 

১১৭, তাদেরকে অতীব স্পষ্ট কিতাব দান করেছি, | 


১১৮. তাদেরকে নির্ভুল সঠিক পথ দেখিয়েছি 
১৬. অর্থাৎ কোরবানীর এই ঘটনার পর হযরত ইসহাক (আঃ)-এর জন্মলাভের সুসংবাদ দান করেন। 


শব্দ-৭/৮-- 


RSS ST SSS OS SSS তি তত ৩৩৩৬১৯১২২৩০১২০২৫৯০১৫২১৫৫৫৯১৫২১০১০১৫১৫১ 


ddd ওর ওর ttt 


+‘ 


ৈ 
ৈ 
AL 
‘ 
লৈ 
৬ 
পিং 
৮ 
৫ 
রঃ 
ৈ 
রর 
৫ 
‘ 
৫ 
৫ 
৫ 
‘A 
রঃ 
৬ 
তং 
ৈ 
৫ 
রং 
A 
/ 
“A 
রে 
+ 
৫ 
রঃ 
্ৈ 
/. 
€ 
/ 
+”. 
৫ 
রগ 
৫ 
/ 
“ 
৫ 
৮, 
৫ 
রা 
“ 
রা 
€, 
4 
/ 
রঃ 
৫ 


সূরা আস্-সাফফাত ৩৭ ৫৮ 
ও পতি, পর কর রি করি রি শৈল ই টৈ রি 


শি 
SE 
৬ 
S| 


তাদের উভয়ের 
সম্বন্ধে 


চে রা ৫ রে A set ৪ ৪ 
26 ১৩৫ Gb) 9০১১১ 2 ny 


হারূনের 


৩৬৬২৬ NNN NENA NAN EN 


শব রর মুসার 
আমরা আমরা 
Afr? রর রা A A 59৯ নি চারি 
২) ৩ এ ০৬০১৯) GL (০৪ L 
অবশ্যই  ইল্য়াস নিয় এবং (যারা ছিল) আমাদের অর্ত্ভুক্ত নিশ্চা 
i ঈমানদার বান্দাদের তারা দুজনও 


শো 425৫ AK রা 

OX IH 2555) ০05 2 9255 

নাকি তান জাতিকে সে বলেছিল (শ্বরণকর) রসূলদের 
যখন 


৪ ই রি পাতা গর 22 হে ১৮ 
al ১৩ ০৯ ৩5১৬৩ 5 ৯৬৫ 


সি ২২২৬ ০৬০৬৫৬৫৬৫৫৯, 


(অর্থাৎ) নির্মাতাদের যিনি ছেড়েদেবে আর বা'আপ 
আরোহকে প্রেঠ (নামক খূর্তিকে) || 
227 ৮৮৫৫ 5৯৪৫৫ পাত টি 4 zt | dl } 
Ow sn ৪১৬ 5৮৬5৩ 9215) ঠা ৩) | 
উপস্থিত করা হবে নিশ্চয় তাই তাকে তার। তখন পূর্বের তোমাদের পিতৃ গণ 
(শাস্তির জন্যে) অবশাই তাদের অমান্য করল পুরুষদেরও 
৮১ ৯ চে পোপ পাও পাতি? 4 ৮ ৫ 
2৯ 36 SF 2 9৫5 এ) এ *) 
পরবর্তীদের মধ্যে তার সম্বন্ধে আমরা অবশিষ্ট এবং (যারা) আ্াহর . বান্দারা তবে 
(উত্তম স্বরণ) রেখেছি একনিষ্ঠ . রর {(নাতিত্রম) 
১১৯. এবং পরবর্তী বংশধরদের মধ্যে তাদের ভাল স্মরণকে জারী-রেখেছি। 
১২০, মুসা ও হারূন্রে প্রতি সালাম । 


১২১, নেক আমলকারীদেরকে আমরা এরূপই প্রতিফল দিয়ে থাকি! 

১২২, তারা প্রকৃতপক্ষেই আমাদের মু'মেন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। 
১২৩, আর ইল্য়াসও নিঃসন্দেহে রসূলগণের একজন ছিল। - 

১২৪, স্মরণ কর, সে যখন তার জাতির লোকদেরকে.বলেছিলঃ“ তোমরা কি ভয় কর না? 
১২৫. তোমরা কি “বায়াল' কে ডাকো, আর সর্বোত্তম সৃষ্টিকারীকে পরিত্যাগ করে চল- 
১২৬, সেই আল্লাহকে, যিনি তোমাদের ও তোমাদের আগে-পিছের বাপ-দাদার'রব?"” Ee 
১২৭. কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল । অতএব এখন তাদেরকে নিশ্চয় শাস্তির জন্যে পেশ ক্রা হবে। 
১২৮আল্লাহর সেই সব বান্দাদের ছাড়া,(যোদেরকে খাটি করে নেয়া হয়েছিলটঘারা যুখলেস। 
১২৯, ই'লয়াসের ভাল ন্মরণকে আমরা পরবর্তী বংশধরদের মধ্যে অবশিষ্ট রেখেছি} ... 


SSSA SSAA AAAS SSSA SASSI ASSL ASA RAR IER SSSI SSH AL 


ESE ESSE ARAL ৬০৬ ৬ ০৬০৬ 
সুতি ০০১০০০১০১০১০১০১০১০৯৫১০৬ 


সূরা আস্-সাফফাত ৩৭ ৫৯ 


পি, পর করি বারি ওর করি ও করি রি 


পারা ২৩ 


শি, ওর 4 
/ 
% রহ 22 (0৮> পণ 61 ৮ ্ 
চট BS ৩১ ০০৫০১ ৩5 A 
৮ উত্তম কর্মশীলদেরকে প্রতিফলদেই এরূপে নিশ্চয় ইলিয়াসের উপর সালাম টু 
্ আমরা .. (বর্ষিত হউক) 
/ 7 € 2 34 ৫ 2 প১১ 2576 5 £ ৫ 
A ২:১৮ Ey) 9১ 5 ০০:৮০ ll es 4S) 
5 অন্যতম অবশ্যই. লৃতও নিশ্চয্ন এবং (যারা). আমাদের অভুক্ত সে নিশ্চয় 
Z (ছিল) ঈমানদার বান্দাদের 
রে র59 ৮ 2 পর্ণ ৩৫ 2 136% পক পর 292 
রি 1)৮25 টা ৪৯1 2০) রণ ০৩১ ১ ৪2৮০১ 
/ 
একবৃদ্ধাকে ব্যতীত সকসকে তার এবং তাকে আমরা (শ্বরণকর)  রসূলদের 
(অর্থাৎ তার স্ত্রীকে) পরিবারের উদ্ধার করেছিলাম . যখন 


১০১৮৭ রি $ ০৩৮ 6% eh dS 


পশ্চাতে অবস্থান (সে ছিল) 
টির এ করে ছিদাম কারীদের অন্তর্ভুক্ত 
6 রণ 47735 পপর 5 রি রর পাঠ 2% EE LA 
0 এ © (১৯ ৯) ৬ ৮৪ এ (১৯০০০ lc 
নিশ্চয় এবং তোমরা জ্ঞান তবুও কি সন্ধ্যায় ও না তাদের 
(ধ্বংসপ্রাপ্ত 
29 21 22 নৰ AE b 27292 20 ১৮ 
Ul 1 9) 91 ১ 90৮১2 ০৮ Py 
বোঝাইকর৷  নৌযানের দিকে 53 রসূলদের.. অবশ্যই ইউনূমও 
হা মিটি (ছিল) 


১৩০. ইলিয়াসের প্রতি সালাম। 

১৩১. নেক আমলকারীদের প্রতিফল আমরা এ রকমই দিয়ে থাকি। 

১৩২, বাস্তবিকই সে আমাদের মু'মেন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। 

১৩৩. আর লুতও ছিল সেই সব লোকের একজন, যাদেরকে রসূল বানিয়ে পাঠান হয়েছে। 
১৩৪. স্মরণ কর, আমরা যখন তাকে এবং তার ঘরের সব লোককে মুক্তি দান করেছিলাম 
১৩৫. - এক বৃদ্ধা ব্যতীত, যে পিছনে থেকে যাওয়া লোকদের একজন ছিল। 

১৩৬. অবশিষ্ট সকলকেই আমরা তছনছ করে দিয়েছি। 


১৩৭-১৩৮, আজ তোমরা দিন-রাত এসব ধ্বংসপ্রাপ্ত অঞ্চল অতিক্রম করে যাতায়াত করে থাক; তোমাদের কি 
জ্ঞানোদয় হয় না? 


8৫ 


১৩৯. আর ইউনূস নিঃসন্দেহে রসূলগনের একজন ছিল। 
১৪০, স্মরণ কর, সে যখন একটি ভরা নৌকার দিকে পালিয়ে যেতে লাগল, 


৫ 
রঃ 
৫ 
‘ 
্ৈ 
Ye 
/ 
গৈ 
“ 
৫ 
্টৈ 
৫ 
/. 
“ 
“ 
রে 
র্‌ 
রঃ 
/ 
4 
৫ 
৫৫ 
্ৈ 
রঃ 
“ 
৬, 
+‘ 
4 
রঃ 
৫ 
৫৫ 
৫ 
/ 
৫ 
ৈ 
“A 
/ 
4“ 
৫ 
/ 
4‘ 
রঃ 
৮ 
রা 
৮, 
রর 
+ 
রে 
রে 
1 
রি 
রে 
£ 
১৫ 
/ 
+‘ 
/ 
রা 
4 
রঃ 
রত 
রর 
+‘. 
৫ 
৫ 
A 
A 


NANA NAN NNSA NAN SNA NN A NNN NN NS NN ON ANN EN AN AN AN EN EAN aN aN EY 


96 OG Ce OBS AL 


Ad 
তাকে অতঃপর প্রত্যাধ্িতদের অন্তর তখন অতঃপর 
গিলে ফেলল (আর পানিতে নিক্ষিপ্ত হল) সে হল জারী কপ 
পণ পর্ব পর ০৯ Ed রে rs 
.e ০ Le 212 roe লাজ তা 
৮) 5 
৯০ ous ৬৪ ৩৮ পন 
অনশ্যই ও তখন 
তসবীএকাহীদে অন্তু তে ন * তি এ 
সে থাকত, ~~ হকারীদের ণ টা হং সে না যদি তিন্নন্ৃত হল সে এবং 
E পা তারা = 2 পর্ণ ৫ et Md 2৫5 2° 
3 5 টিনা £১৩৫$ (৫9 (৩) ৮২৬৯ 2) UL abs ৮১০ 
সে এবং  তুণহীন প্রাণ্তরে তাকে আমা! এর পর পুণগাখানের [দণ পণ্ড ৩ পেটের মধ্যে 
নিক্ষেপ করলাম 
ধর COREE 
১১৮৪ ৩৪ চক গুড UD ও ভাসি 
লতা-পাতামুক্ত গাছ তার জনে। আমরা উপগত এবং (ছিল) 
করলাম রগ 


১৪১. পরে লটারীতে শরীক হল এবং তাতে ধরা পড়ে গেল। 


১৪২. শেষ পর্যন্ত মাছ এসে তাকে গিলে ফেলল এবং সে ছিল তিরঙ্কৃত১৭। 
১৪৩. এখন যদি সে তসবীহকারীদের অন্তর্ভুক্ত না হত, 

১৪৪. তাহলে কেয়ামতের দিন পর্মস্ত মাছের পেটে থাকতে নাধা হত১৮ । 
১৪৫. শেষে আমরা তাকে বড় ক্লান্ত অবস্থায় এক মরু যমীনে নিক্ষেপ করলাম 
১৪৬. এবং তার উপর একটি লতা-পাতাযুক্ গাছ সৃষ্টি করে দিলাম। 


১৭. এই বাক্যাংশগুলি সম্পর্কে চিন্তা করলে যে পরিস্থিতি বোঝা যায় তা হচ্ছে £ ১. হয়রত ইউনুস (আঃ) যে 

কিশ্তীতে আরোহণ করেছিলেন তা নিজ ধারণক্ষমতা থেকে বেশী বোঝাই ছিল। ২. নৌকার মধ্যেই 
ভাগ্য-নির্ধারক-পাশা নিক্ষেপণ করা হয়েছিল, যখন সামুদ্রিক সফরের মধ্যে বুঝাগেল যে নৌকার ভার . 
অতিরিক্ত হওয়ার কারণে নৌকার সকল মুসাফিরের জীবনাশঙ্কা দেখা দিয়েছে । পাশা এই উদ্দেশ্যে নিক্ষেপ 
করা হয়েছিল যে, যার নাম গুটিকাতে বের হবে তাকে পানিতে নিক্ষেপ কর! হবে। ৩. গুটিকাতে হযরত 
ইউনুসের (আঃ) নাম উঠেছিল সুতরাং তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো এবং একটি মৎস তাকে গ্রাস 
করলো । ৪. হযরত ইউনুস (আঃ) নিজ প্রভুর (অর্থাৎ আল্লাহতা'আলার) অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে 
চলে যাওয়ার কারণে এই বিপদে পতিত হয়েছিলেন । 41 . “আবাকা' শব্দ দ্বারা এই অর্থ প্রমাণিত হয়। 
কেননা, আরবী ভাষায় পলাতক দাসের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়। 


১৮. অর্থাৎ কেয়ামত পৰ্যন্ত মাছের পেটই হযরত ইউনুস (আঃ)-এর কবর স্বরূপ থাকতো । 


bff fff fh) RRR RAL NAN NN SAN AN NN AN SN NN SAN ANNAN ANAS EN EN AN AN ANNAN A 


CAAA AAI A fff PP 


RRRRRLRARALRANANN AS NN NN NSN NN NENA) 


বশে NAAN ANN NNN NA NN NN NN EN ENN 


~~ 


‘ud ARAL AAA ৫ ৫৫ ৫৫ 


z লা EA Ad 


2৮১৪ 33382 2 BH 200 LHS 


তার! অতঃপর" ততোধিক বা হাজার একশত প্রতি তাকে আমরা এবং 
ঈমান আনে (লোকদের কাছে) (অর্থাৎ একলক্ষ) পাঠালাম 
2 (৫5) ৬)১) 2:2৫. Me bk 1 | 221344 
টা 2 [৪ ৩ ৬৯ ৩ ex 
কন্যাসমূহ তোমার রবের তাদেরকে অতঃপর নিদিষ্ট কাল পর্যন্ত তাদেরকে আমরা অতঃপর 
(আছে) জন্যে কি জিজ্ঞাসা কর জীবনোপভোগ Je 
22 [A নে ৫৫ দর্পে রে A307? Ber 
০৩ 5 6) ক ৪9 ১৯৯ ৮৪4 ১ 
cin আর দানীরণে ফেরেশতাদেরকে আমর! সৃষ্টি অণণা পুওসমূহ তাদের ৬০৭) এবং 
কর্মেছি ৮211 
HA ৰ DT >? w এ জুনের রি 
(01 Dy ও ৮৪১) ৬. ) ১) | ৫) ৬০ রত ৪ w 
কথা বলছে অবশ্যই তাদের মন গড়া হতে তারা নিশ্চম্ম সাবধান স্বচগে, দেখেছে 
(যে) ধারণা 
Ad ৫ Lid 3d 28 ০1৫৫ >2% Zu Ad 
৬৮ ০ | © OXI 17৮8১ 540 SS 
পরিবর্তে কন্যাদেরকে 22৬৬ ol মিথ্যবাদী অবশ্যই তারা নিশ্চয় এবং 


দিয়োছেন 
8৫706 46796 এ 4৫ ৫৪48 
তোমরা উপদেশ গ্রহণ তবে কি" তোমরা বিচার কর কেমন তোমাদের 


কি পুএসস্তানদের 
করবে না 


হয়েছে 

১৪৭. তার পর আমরা তাকে এক লক্ষ কিংবা ততোধিক লোকদের প্রতি ১৯ পাঠালাম। 

১৪৮.তারা ঈমান আনল এবং একটি বিশেষ সময় পর্যন্ত তাদেরকে সম্পদ ও প্রতিপত্তির অধিকারী করে রাখলাম ৷ 
১৪৯. অতঃপর এই লোকদেরকে একটু জিজ্ঞাসাই কর, (এই কথাটা কি তাদের মনঃপুত হয় যে,) তোমাদের 
জন্যে তো হবে অনেক কন্যা, আর তাদের জন্যে হবে শুধু পুত্র সম্তানগন! 

১৫০. আমরা কি ফেরেশতাদেরকে বাস্তবিকই মেয়ে করে বানিয়েছি, আর এরা স্বচক্ষে প্রত্যক্ষ করে কথা বলছে? 

১৫১-১৫২, ভালভাবে শুন! আসলে এরা নিজেদের মনগড়া কথা বলে যে, আল্লাহর সন্তান রয়েছে! এরা প্রকৃতই 
মিথ্যাবাদী। 

১৫৩. আল্লাহ কি পুত্র সম্তানের পরিবর্তে কন্যা সন্তানই নিজের জন্য পছন্দ করে নিয়েছেন? 

১৫৪, তোমাদের হল কি, কি রকমের তোমরা. মত প্রকাশ করছ? 

১৫৫. তোমাদের কি হুঁশ হবে না? 


১৯, একলক্ষ বা তার থেকে বেশী বলার অর্থ এই নয় যে এর সংখ্যা সম্পর্কে আল্লাহতা'আলার সন্দেহ ছিল, বরং 


এর অর্থ হচ্ছে- যদি কেউ তাদের বস্তি দেখতো তবে এই অনুমান করতো যে এই শহরের বসতি এক লাখ 
থেকে বেশী হবে; তার কম হবে না। 


NADSAANASNAADSDSDDDSADSADNADSDNSDDSDADSAD SDDS SSD SDDS DSSS SSD SDN 


পারা ২৩ 


ddd ধার্য এ এ, তা ওর ওর 


RRR A NAA NAA NN NNN NaN aNa Naa NaN. 


সি 
জেতে তিক ২ ০১০১০১০৫৯০১৬০৬০১০১৫১০১ 


সূরা আস্-সাফফাত ৩৭ ৬২ 


পর, এ পী, গাঁ ওঁ, এ ধরার ওর ঞ 


পারা ২৩ 


৫৫ কর পরার কর জার এর, এর, রি পর পর কর পরত ওর জার ও গর, ধর, ওর, ধর রি ওর, ও কর ওর কি ওর 


2 জিনের 


সি সি পি Sh Sf ২৬ ২৬ ৯৬৯, 


৮ ১ a YL পা ১০ পে ১৮ রা ৯৮৭ VE 
Kt নট) ৫0952 ডি 40 ০০ এ (৪) 
(এসব) তবে তারা বর্ণনা করে তাহাতে আল্লাহ পাক-পবীত্র নিশ্চয় 
বান্দা ব্যাতিক্রম যা তে তাদেরকে 


১2, ৯ od WY পন ১৪৪৬ (পপ ৰস পঃ পাঠিত ৬ 
HH ভ ৪০১৩ ৩5 HG ow dh 
(যারা) 


রা 

রে 

/ 

৮. 

৮ 

CA 

/ 

রঃ 

৪ 

নন 

A 

/ 

A 

‘ 

টা 

“ 

/ 

/ 

‘ 

‘ 

রা, 

্&ৈ 

“ 

রা 

A 

রি 

/. 

/ 

‘ 

Sf ~~ ৮ / > পাক পা পাঠ 5 ঘা YU 2 
by রস | ছি %) (০7৬ 

রর এ 6 ১0022 শু 2 ০ ০৬:৬৪ de 

রা 

5 আমাদের নাই এবং  প্র্ছলিত ভন্মহৰে যে তাকে তবে বিএ করতে তীর সাধক্ধে 

ৰৈ মধ্য কেউ আগুনে (পারবে) পারবে (কাউকে) 

৫ 

ৈ 

‘ 

রা, 

“ 

“ 

৫ 

ৈ 

৮ 

“ 

রং 

“ 

৫ 

A 

ঠা 

৪ 

এ, 

রং 

‘ 

“ 

/ 

“ 

৮ 

A 

রে 

ঞ 

6 

‘ 

ৰৈ 

এ, 

টি 

রঙ 

বি 

9 

FA 

'/. 

রে 


দা 29020) ৩৩৫ 9, $8255:22 এ XS) 


১৫৬, অথবা, তোমাদের নিকট তোমাদের এইসব কথাবার্তার জন্যে কোন স্পষ্ট সনদ আছে কি? 

১৫৭. থাকলে পেশ কর তোমাদের সেই কিতাব, যদি তোমরা সত্যবাদী হও। 

১৫৮, এই লোকেরা আল্লাহ ও জ্ননদের' ২০ মাঝে বংশীয় সম্পর্ক পাতিয়ে দিয়েছে। অথচ - জিনরা 

ভালভাবে জানে যে, তারা অপরাধী হিসাবে উপস্থাপিত. হবে। 

১৫৯, (আর তারা বলে যে,) “আল্লাহ সেসব গুণ হতে সম্পূর্ণ মুক্ত ও পবিত্র, 

১৬০. যা তার খাটি বান্দাগণ ছাড়া অন্য লোকেরা তীর সম্পর্কে বলে। 

১৬১-১৬২. অতএব তোমরা ও তোমাদের এই মা'বুদ আল্লাহ হতে কাউকে ফিরিয়ে রাখতে পারে না- 

১৬৩, পারে কেবল তাকে, যে দোযখের জুবলস্ত আগুনে জলে তক্ম হবে। 

১৬৪. “আর আমাদের অবস্থা তো এই যে, আমাদের প্রত্যেকেরই একটা স্থান নির্দিষ্ট রয়েছে! 

১৬৫-১৬৬. আমরা সারিবদ্ধ ভাবে দভায়মান; তসবীহুকায়ী”। 

২০. যদিও জিন শব্দ ব্যবহৃত হয়েছে পরবর্তী বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় যে, এখানে ফেরেশতাকে বোঝানো 
হয়েছে। ‘জিন্‌ '-এর শব্দগত অর্থ গুপ্ত সৃষ্টজীব। .. 


তে ২২০৯০১১১০০১১১১৬৬০০৯১০১০১০১১১১০১১০০৯১০০ ১১) 


৬ ২৬৬ ৬ 
কিক ২০০৬০০১০১০১০২১০১০১০১৭১৭০১০১০- 


সি 


৮1 
SE 
$ 


4 রম ০১৮৮৫ ১8৫৮ 5 রর ষ্ঠ 
175১ 2 ৪০৬৮৮ ৮৫ OM» 
বিক্র যদি তারা বলেই আসছে ঘদিও এবং | 
(অৰ্থাৎ কিতাব) ৫ 
রি 

নি শে ্ পাত Med পাঠ পাঠ রর ৬ / 

7১ = bt (>! i ৰ / 
SO MM Hs WN ew | 
(যারা) আল্লাহর বান্দা অবশাই পূর্ববতীদের মত 1 

একনি আমর! হতাম ্ 

LES A * পণ 0 2 পাঠাতে প্র জা EY Frat 
2০5 Ei ৬৪ ১5 ০৩১৮৬ SI RO ৫ ঃ 
আমাদের বাণী পূর্বেস্থির হয়েছে নিশ্চয্ন এবং তারা জানবে শীঘ্রই 'তাই তাকে কিন্তু তারা 9 
(ওয়াদা) অশ্বীকার করল / 

৮৮ পা 39393? | 


OL 3 One ~~ AHL 92221 Ew 


RRR ERRATA DODD EE DDO Eo Oe 


হু 
IATA NN NN 


/. 

তা পারা টে 

& AE 1 ১০৩ রি প্র্ক AES TLR 2234 ৮৫০০৪ 

£ ৬৬০৯ > পভ UFR ৪ 0৯৯৮] ০৪ is | 

এবং কিছুকাস প্যত্ত তাদেরকে সুতরাং বিনয়ী হবে তারাই আমাদের সৈনারা ্ 
ছেড়েদাও | 

AEA স্পা সি বে বের ds 23 AN 32 2.5 ৮ 
SOAS ৩৩ 9529 Id PIA 

তার! তাড়াহুড়া আমাদের আযাব  'তারাই দেখবে অতঃপর তাদেরকে দেখতে থাক | 

A] - করছে সম্পর্কে তবে কি শীঘ্রেই 9 
A ঃ 
fl: 2 
২]! ১৬৭. এই লোকেরা আগে তো বলতঃ Sf 
__ ১৬৮.-১৬৯, “হায়, আমাদের নিকট সেই 'যিকর' যদি হত যা অতীত জাতিগুলি লাভ করেছিল, তাহলে আমরা | 
. আল্লাহর খাঁটি বান্দা হতাম" । ঠি 

॥ ১৭০, কিন্তু (যখন তা আসল) তখন তারা একে অস্বীকার ও অমান্য করল । এখন খুব শীঘ্রই তারা (এরুপ | 
|] আচরণের ফল) জানতে পারবে। 
A ১৭১. আমার প্রেরিত বান্দাদের নিকট আমরা পূর্বেই ওয়াদা করেছি যে, J 
(4: ১৭২. নিশ্চয় তাদের সাহায্য করা হবে, রর 
|, ১৭৩. আর আমাদের সৈন্যরাই বিজয়ী হয়ে থাকবে। রর 
রা ১৭৪. অতএব হে নবী! কিছুকাল পর্যন্ত তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও, এ 
|; ১৭৫.আর দেখতে থাক, শীঘ্রই তারা নিজেরাই দেখবে। 
| ১৭৬. আমাদের আযাব পাবার জন্যে তারা কি খুব তাড়াহুড়া করছে? 
তা 2 
dl Xl 
303০ 


(০০ 


সূরা আস্-সাফফাত ৩৭ 
বে 


৫ রর 2৮ রণ 
65 GOIN Fe (৮৩০০ 9% 198 
পাপ > রর 
ছেড়ে দাও এবং - সতকীকৃতদের প্রভাত কত মন্দ তাদের আংগিনায় নেয়ে আসবে দতঃপর 
হবে তখন (তা) যখন 

2 23 22 ৫ প্র 2 রর ৮ 

STONE (৮১৯ 21 5 ০৬৮৯ Ge ws 
১, তারাও দেখতে পাবে শীঘ্রই দেখতে থাক আর কিছুকাল পযন্ত তাদেরকে 


৫0) ৮ রে লে বিশ sw ud 22 
ই 50 0525 ৩৮ 8১ ৪০ ৬৬১ ৬স্পাশ 

এবং তারা আরোপ করে - র = 
জি তাহুতে bly রব 


€ BA 7 2/3 
১৫99 2 2 3 8429 & 
রসূলদের উপর 


(বিনি) আল্লাহরই সমস্ত প্রশংসা এবং 


১৭৭. তা যখন তাদের আঙিনায় নেমে আসবে, তখন সেই দিনটি খারাব হবে যাদেরকে 
রি তাদের জন্যে 
সতর্ক করে দেয়া হয়েছে। ০০854 


১৭৮. অতএব এদেরকে কিছুকালের জন্যে ছেড়ে দাও , 
১৭৯. আর দেখতে থাক - শীঘ্র তারা নিজেরাই দেখে নিবে। 


১৮০. পবিত্র তোমার রব - ইয্যত-সম্মানের মালিক -সে সব কথাবার্তা 
১৮১. আর সালাম প্রেরিত পুরুষদের প্রতি । bo 8 


১৮২. এবং সকল প্রশংসা রব্বুল আ'লামীনের জন্যেই । 


কত ৩২২১০১০১১০১০৬৫১০০০১০৩৭১০১০১০০১০১ সিসি 


অসত RRNA AAD DDD DDD DD 


নি 


৬৩৬১৮১১০১১১ 


ESL ৬৫ পারা ২৩ 
ও ওর, ও ক ওর ওর টৈ A 


১২২ A চি কত 
1 


নামকরণঃ শুরুর ৩ শব্দটিকেই এই সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। 


৬৬ 


নাযিল হওয়ার সময়-কালঃ পরে যেমন বলা হবে, কোন কোন হাদীসের বর্ণনা হতে জানা যায়, 

এ সূরাটি নাযিল হয়েছিল তখন, যখন নবী করীম (সঃ) মক্কা মুয়াযযমায় প্রকাশ্য ভাবে ছ্বীন-ইসলামের দাওআত .' 
পেশ করতে শুরু করেছিলেন এবং কুরাইশ সরদারদের মধ্যে সে জন্যে বিরাট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। এ দৃষ্টিতে 

তার নাযিল হওয়ার সময়-কাল নবৃয়্যতের চতুর্থ বছর নির্দিষ্ট হতে পারে। অপর কিছু হাদীসের বর্ণনা হতে এটা 

হযরত ওমর (রাঃ)-এ ইসলাম কবুল করার পরের ঘটনা বলে জানা ঘায়। আর তিনি যে হাবশার (আবিসিনীয়ার) 

হিজরতের পরে ঈমান এনেছিলেন তাতো সর্বজন বিদিত। হাদীসের অপর এক বর্ণনা হতে জানা যায়, আবু 

তালিবের শেষ রোগের সময় সে ব্যাপারটি সংঘটিত হয়েছিল যার দরুন এ সূরাটি নাযিল হয়েছিল । একে সত্য 

মেনে নিলে নবুয়যতের দশম বা একাদশ বছরই হয় এর নাযিল হওয়ার সময়-কাল। 


আবু হাতিম ও মুহাম্মদ ইবৃনে ইসহাক প্রমুখ মুহাদ্দিসগণ এ পর্যায়ে যে সব হাদীস বর্ণনা করেছেন, তার সারকথা 
হল এই যে, আবু তালিব যখন রোগাক্রান্ত হলেন, কুরাইশ সরদাররা অনুভব করলো যে, এটাই তার শেষ সময়। 
সুতরাং তারা তার নিকট উপস্থিত হয়ে সব বিষয়ে কথাবার্তা বল! আবশ্যক মনে করলো তার ভাইপো ও , 
আমাদের মধ্যে ঘে বিবাদটি রয়েছে তার মীমাংসা করে দিলে তো ভালই হয়। নতুবা তার মৃত্যু ঘটে যাবার পর 
আমরা যদি মুহাম্মদ (সঃ)-এর সাথে কোন শক্ত ব্যবহার করি তখন আরবের লোকেরা আমাদের মন্দ বলবে। 
বলবে যে, যতদিন শায়খ জীবিত-ছিল ততদিন তো তার খেয়াল রাখা হয়েছে, আর এখন যখন সে মরে গেছে, 
তখন লোকেরা তার ভাইপোর ওপর আঘাত হেনেছে । এ কথায় সকলেই একমত হল । আর প্রায় ২৫জন কুরাইশ 
সরদার- আবু জেহেল, আবু সুফিয়ান, উমাইয়া ইবৃনে খালফ, আস ইবৃনে অয়েল, আসওয়াদ ইবনুল মুত্তালিব, 
উকবা ইবনে আবূ মুআয়ত, উতবা ও শাইবা প্রমুখ তার নিকট উপস্থিত হল। তারা প্রথমে তো হযরত মুহাম্মদ 
(সঃ)-এর বিরুদ্ধে কিছু সাধারণ অভিযোগ পেশ করলো । তার পর বলল; আমরা আপনার নিকট ইনসাফের কথা 
পেশ করবার জন্যে এসেছি। আপনার ভাইপো আমাদেরকে আমাদের দ্বীনে থাকতে দিক। আমরা তাকে তার 
দ্বীনের ওপর ছেড়ে দিচ্ছি, সে যে মা'বুদের ইবাদত করতে চায় করতে পারে । তাতে আমাদের কোন আপত্তি নেই; 
কিন্তু সে যেন আমাদের মা'বুদদের মন্দ বলা ত্যাগ করে । আর আমরা আমাদের মা'বুদদের ত্যাগ করব- সেজন্য 
যেন সে চেষ্টা না করে। এ শর্তে আপনি আমাদের ও তার মধ্যে সন্ধি করিয়ে দিন। আবু তালিব নবী করীম (সঃ)- 
কে ডেকে পাঠাল এবং তাকে বললঃ “ ভাইপো! তোমার জাতির এই লোকেরা আমার নিকট এসেছে। তারা চায়, 
তুমি একটি ইনসাফ পূর্ণ কথায় তাদের সঙ্গে সন্ধি করে নাও, যেন তোমার ও তাদের মধ্যে কোনরূপ বিবাদ না 
থাকে, যা আছে তা যেন শেষ হয়ে যায়” । অতঃপর কুরাইশ সরদাররা যা বলেছিল, সে তা তাকে জানালো । নবী 
করীম (সঃ) জবাবে বললেন ঃ চাচাজান। আমিতো তাদের সামনে এমন একটি কলেমা পেশ করছি, যা এরা মেনে 
নিলে সমস্ত আরব এদের আদেশানুগামী ও অনারব দেশ এদের অধীন হয়ে যাবে*। 


GIES SSSA 
RRR RRR ১০১০১০৬০৫১০৬০৬০১০৬০৬৫৬৫১০১৫৬০০৫০০৬৫৬১০১০১০১৫১১১০০১১০১১১০১০৬০১ 


নু 
পি 


fh ff fff fifth ffi fff fff fA RAR RAR APA RRLR LAA SPAR PP Pe fh) 


শব্দ-৭/৯_ 


সূরা সাদ ৩৮ ' - ৬৬ 
৫৩ পি রথ কর রথ তর ধরি এট এরি তক স্ 


এ বর্ণানাগুলোর শাব্দিক পার্থক্য সত্তেও মূল বক্তব্য এক ও অভিন্ন । এর অর্থ- নবী করীম (সঃ) তাদেরকে বললেনঃ 
আমি যদি এমন একটি কথা তোমাদের সামনে পেশ করি, যা কবুল করে তোমরা সমস্ত আরব ও অনারবের 
মালিক হয়ে বসতে পারবে, তবে বল তাই অতি উত্তম কিনা? না সৈটি ভাল, যা তোমরা ইনসাফের দোহাই দিয়ে 
আমার সামনে পেশ করছো? তোমাদের প্রকৃত কল্যাণ এই কলেমাকে মেনে নেয়ার মধ্যেই নিহিত, না তাতে যে, 
তোমরা যে অবস্থায় পড়ে আছ তাতেই তোমাদেরকে পড়ে থাকতে দেয়া হবে, আর নিজের মত নিজের জায়গায় 
নিজের মাবুদের বন্দেগী করতে থাকবে? 


নিউ ১১ 0 OI রে স্ম্য সা 
* নবী করীম (সঃ)-এর এই কথা বিভিন্ন বর্ণনাকারী বিভিন্ন ভাষায় বর্ণনা করেছেন। একটা বর্ণনায় তিনি . 
বলেছেনঃ, 8715৭ c=! to ll sy) yl ৫ ct win ils iu!) Led ue cyl 

অপর বর্ণনায় ভাষা এরূপঃ =) (2 y-০2 > Ey le ou ৩১৩) BLD LCi sl gt (৬১০৭ 


অপর এক বর্ণায় বলা হয়েছে; নবী করীম (সঃ) আবু তালিবের পরিবর্তে কুরাইশ সরদারদেরকেই সম্বোধন করে 
বললেনঃ =~! LL ad ৩১১) ol tu ye ls jhe ৪০০৯) EU 


এ কথা শুনে প্রথমে তো তারা জ'বাবহীন হয়ে গেল। এরূপ মহাকল্যাণময় বাণীকে তারা কি বলে প্রত্যাখ্যান 
করবে তা তাদের বুঝে আসছিল না। কিছুক্ষণ থেমে থাকার পর বলল তুমিতো একটি কলেমার কথা বল, আমরা 
এমন দশ কলেমা বলতেও রাজী আছি। কিন্তু সে কলেমাটা কি, তাই বল না? তখন নবী করীম (সঃ) বললেনঃ তা 
হল 41181) একথা শুনা মাত্রই তারা সকলে চট করে উঠে দীড়াল। আর এ সূরার প্রাথমিক আয়াত 
কটিতে আল্লাহ যেসব কথা বলেছেন তা বলতে বলতে চলে গেল। 


এ্রতিহাসিক ইবনে সা'আদ এ সমস্ত কথাই পূর্বোক্তরূপ বর্ণনা করেছেন। কিন্তু তার বর্ণনা মতে এ আবু তালিবের 
মৃত্যকালীন রোগের সময়ের ঘটনা নয়। বরং এ তখনকার ঘটনা যখন নবী করীম(সঃ) সাধারণ ভাবে দ্বীনের 
দাওআত দিতে শুরু করেন। তখন মক্কায় পরপর খবর হচ্ছিল £ আজ অমুক ব্যক্তি মুসলমান হয়েছে, কাল অমুক 
ব্যক্তি। তখন কুরাইশ সরদাররা পরপর কয়েক দফাতেই আবুতালিবের নিকট প্রতিনিধি দল নিয়ে পৌছেছিল। 
হযরত মুহাম্মদ (সঃ)-কে এ তৰলীগ হতে বিরত রাখাই তাদের উদ্দেশ্য ছিল। এ সময়কারই এক প্রতিনিধির সঙ্গে 
এরূপ কথাবার্তা হচ্ছিল। 


জামাথশারী, রাষী, নীশাপুরী ও অপরাপর কয়েকজন মুফাসসির বলেন, হযরত ওমর (রঃ)-এর ইসলাম কবুল 
করার কারনে কুরাইশ সরদাররা যখন একেবারে ঘাবড়ে গিয়েছিল, তখন এ প্রতিনিধি দল আবু তালিবের নিকট 
উপস্থিত হয়েছিল। কিন্তু হাদীসের কোন কিতাবেই আমরা এর সূত্র খুঁজে পেলাম না । তারা নিজেরাও এর সূত্রের 
উল্লেখ করেন নি। তা সত্ত্বেও এটাই যদি সত্য হয় তবে এ বোধগম্য হওয়ার মত কথা । কেননা তাদের মধ্যের 
এমন এক ব্যক্তি যিনি ভদ্রতা, নিষ্চলংক চরিত্র এবং বুদ্ধি-জ্ঞান ও গালীর্যের দৃষ্টিতে সমগ্র জাতির মধ্যে শ্রেষ্ঠ, ইনিই 
ইসলামের দাওআত নিয়ে উঠেছেন দেখে কাফের কুরাইশরা প্রথমেই ঘাবড়ে গিয়েছিল। তাছাড়া হযরত আবুবকর 
(রাঃ)-কে তার দক্ষিন হস্তরূপে দেখতে পাওয়ায় ঘাবড়াবার কারণ দ্বিগুন হয়ে গিয়েছিল । কেননা, মক্কার প্রতিটি 
ব্যক্তিই তাকে অত্যন্ত শরীফ, সত্যনিষ্ঠ ও প্রতিভাশালী ব্যক্তি বলেই জানতো । এর পর হযরত ওমর (রাঃ)-এর 
ন্যায় বীর, সাহসী ও উচ্চ-দৃঢ় সংকল্পশালী ব্যক্তিত্বকেও যখন এ দুইজনের সংগে মিলিত হতে দেখলো, তখন 
বিপদ যে ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে তাতে তাদের আর কোনই সন্দেহ থাকলো না। 


০১৯৯ ০০ স্্া্্্্স 
NANA ANAS SES AS AN AMIN AAAS NSN NA NSS NSS ANNAN ANN NN NNN NA NNN NNN NN NANNY 


CNR NAN NAN NA NOAA NON ি্ত্ম্এিত্তন্তস১৩১০১৯১১০১০১০০১১০১০১০০১১০১০১১০০০০০১১০০০১১১১৮১০ 
NAAN NA NNSA NNN NEN NAN NNN NANA NNN ANNE NUN NNN NRA NAAN ANN NNN NS NSN ANNAN SN 


~~ 


ৰ 
রর 
্ 
গু 
KL 
রে 
এ 
রগ 
‘ 
নে 
“ 
/ 
৮ 

্ৈ 
“ 
রে 

€ 

‘A 

এ 

ৈ 

“ 

/ 

“ 

রর 
৬ 

“ 

/. 

“ 
রং 

“ 

“ 

দে 

/ 

/ 

/ 

‘A 

“ 

রং 

CC 

“ 

/ 

A 

‘lL 

/. 

‘ 

“ 

“ 

/ 

4“ 

টে 

৫ 

ৈ 

/ 

/ 

রং 
/ 

রা 

৫ 
4 

“ 
“ 
রর 
ৈ 

/ 

রঃ 

ৈ 

/ 

# 

/ 

্ৈ 
লৈ 


NAN EN ASN AN AN NAN AN INS ANANSI NS NS ANESAVEN A AN AN ANAS EN AN EN AN NANA ANAS A SANS NN NN 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্যঃ উপরে যে মজলিশের কথা বলা হয়েছে তার পর্যালোচনা ছারাই: 
এ সূরাটি শুরু হয়েছে। কাফের ও নবী করীম (সঃ)-এর পারম্পরিক কথা-বার্তাকে ভিত্তি করে আল্লাহতা'আলা 
বলেছেন, ইসলামী দাওআতের কোন ক্রটির কারনে তারা একে অমান্য বা অস্বীকার করছে না । বরং তাদের 
অহংকার, হিংসা-বিদ্বেষ ও অনুসরণে মগ্র হয়ে থাকার জন্যে বাড়াবাড়িই দাওআতে ইসলামীকে অবিশ্বাস করার 
কারণ । নিজেদেরই সমাজের এক ব্যক্তিকে আল্লাহর নবী মেনে তার অনুসরণ করতে তারা প্রস্তুত নয় । কাছাকাছি 
সময়ের লোকদের যে সব মূর্থতাপূর্ণ ধারণা-বিশ্বাসে মশগুল দেখতে পেয়েছে তাতেই তারা দৃঢ়ভাবে নিমজ্জিত 
হয়ে থাকতে চায়। আর এক ব্যক্তি যখন এ মূর্খতার পর্দা ছিন্ন করে প্রকৃত মহাসত্যকে তাদের সামনে স্পষ্ট করে ' 
ধরলো, তখন তারা সেদিকে কান খাড়া করলো এবং তাকে এক আশ্চর্যজনক কথা, অপরিচিত অজানা কথা এবং 
অসম্ভব কথা বলে উড়িয়ে দিতে চাইল । তাদের মতে তওহীদ ও আখেরাতের বিশ্বাস কেবল অগ্রহণ যোগ্যই নয়, 
অধিকন্তু এমন প্রকারের ধারণা যাকে নিয়ে ঠাট্টা ও বিদ্রুপ করাও চলে। এর পর আল্লাহতা'আলা সূরার প্রাথমিক 
অংশে ও শেষ বাক্যসমূহেও কাফের সমাজকে স্পষ্ট ভাষায় সাবধান ও সর্তক করেছেন যে, তোমরা আজ যে 
ব্যক্তির ঠাট্টা ও বিদ্রুপ করছো এবং যার নেতৃত্ব কবুল করতে তোমরা আজ কঠিন ভাবে অস্বীকার করছো, খুব 
শীঘ্রই সে তোমাদের উপর জয়ী হবে আর এ মন্ধা শহরেই যেখানে তাকে হীন প্রমাণ করার উদ্দেশ্যে প্রাণপণ চেষ্টা 
চালিয়েছ তার সামনে তোমাদের অবনত মস্তকে দাড়াতে হবে- সেদিন বড় বেশী দূরে নয়। 


পরে পরপর ন'জন পয়গম্বরের কথা - হয়রত দাউদ ও সোলায়মান-(আঃ)-এর কথা অধিক বিস্তারিত ভাবে উল্লেখ 
করে আল্লাহতা'আলা বুঝাতে চেয়েছেন যে, তার সুবিচার, আইন সম্পূর্ণ নিরপেক্ষ, অকাট্য । মানুষের সঠিক 
আচরণই তীর নিকট গ্রহণীয়; অন্যায় কথা বা কাজ যে করবে তাকেই পাকড়াও করা হবে । তার দরবারে 
তাদেরকেই পছন্দ করা হয় যারা পদস্মলন হলে তাতেই নিমজ্জিত থাকার জন্যে যীদ ধরে না, বরং সতর্ক ও হুশ . 
হওয়ার সংগে সংগেই তওবা করে এবং দুনিয়া ও আখেরাতে জবাবদিহির কথা মনে রেখেই জীবন যাপন করে। 
এরপর আল্লাহর অনুগত বান্দা এবং আল্লাহদ্রোহী বান্দাদের পরকালীন পরিণামের চিত্র উজ্জ্বল করে ধরেছেন। এ 
পর্যায়ে কাফেরদেরকে দুটো কথা বিশেষভাবে বলা হয়েছে । একটি হল এই যে, আজ যেসব সরদার ও নেতার 
পিছনে জাহেল লোকেরা অন্ধ হয়ে গোমরাহীর পথে চলছে, কাল তারা অনুসারীদের আগেই জাহান্নামে পৌছে 
যাবে । আর উভয় উভয়কে মন্দ বলতে ও দোষারোপ করতে থাকবে । দ্বিতীয় হল এই যে, আজ যে ঈমানদার 
লোকদেরকে এরা অধীন ও নীচ মনে করেছে, কাল চোখ খুলে বিস্ময়ের সংগে দেখতে পাবে যে, তারা কেউই 
জাহান্নামে যায় নি; বরং তারা নিজেরাই জাহান্নামের আযাবে গ্রেফতার হয়ে গিয়েছে। 


আদম ও ইবলীস সংক্রান্ত কাহিনী বর্ণিত হয়েছে। এ কাহিনী বলে পরিশেষে কুরাইশ কাফেরদেরকে বলা হয়েছে 
যে, হযরত মুহাম্মদ (সঃ)-এর সামনে নত হবার পথে তোমাদের যে অহংকার বাধা হয়ে দীড়িয়েছে সেই অহংকারই 
আদম (আঃ)-এর সামনে নত হতে ইবলীসকে বাধা দিয়েছিল। আল্লাহ আদমকে যে মর্যাদা দান করেছিলেন, 
সেজন্যে ইবলীস হিংসা করলো, আর আল্লাহর হুকুমের মুকাবেলায় বিদ্রোহী হয়ে আল্লাহর অভিশাপ পাওয়ার যোগ্য 
হল । অনুরূপভাবে আল্লাহতা*আলা হযরত মুহাম্মদ (সঃ)-কে যে সম্মান ও মর্যাদা দান করেছেন, সে জন্যে তোমরা 
হিংসায় লিপ্ত হয়েছ এবং আল্লাহ যাকে রসূল বানিয়েছেন তোমরা তীর আনুগত্য করতে প্রস্তুত নও। এ কারণে 
ইবলীসের যে পরিণাম হয়েছে, শেষ পর্যন্ত তোমাদেরও সেই পরিণামই হবে। 


NAAN NNN NNN ANN SN NN NSN ANNAN ANON NN ECONO NSN NNN NAN SEEN ENNIS SNS NAAN NN AN 


সুরা সাদ ৩৮ ' ৬৮ 


পারা ২৩ 


০২2 
/ 


ভি ww 2722 


টো (ete পে Xan জে 
নর মকী সাদ সূরা (৩৮) অষ্টাশি তার আয়াত সংখ্যা 


09:89) ৯ 61919- 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


31) Eh ০ 5১ 978) 5 


ধ্য অস্বীকার যারা 
উপদেশ পূর্ণ কোরআনের শপথ 


জাতিসমূহের মধ্যহতে তাদের” রি শু বিরান ও  ওদ্ধত্যের 


সপ পরিযানের রর EAS 
9 (০১95 AA ৪7 
বড় মিথ্যাবাদী যাদুকর এই (বাক্তি) নি {এবং ডি এক 
৪ (১ 5 bi | 
ভা, 6 2১৮৬ gn) a 
En Ee 21 ইলাহ স্মন্ত ইলাহকে বানিয়েছে কি 
রুকুঃ১ সো... 
১. সাদ। উপদেশে পরিপূর্ণ কুরআনের শপথ । 


২, বরং এই লোকেরাই - যারা মেনে নিতে অস্বীকার করেছে তারাই চরম অহংকার ও হঠকারিতায় নিমজ্জিত | 
৩. এদের পূর্বে আমরা এরূপ কত জাতিকেই না ধ্বংস করেছি (তাদের দুর্ভাগ্য যখন সামনে এসেছে) তখন তারা 
চীৎকার করে উঠেছে! কিন্তু তখন রক্ষা পাবার সময় নয়। 

৪. এ লোকেরা এই কথায় বড়ই আশ্চর্যাবিত হয়েছে যে, স্বয়ং তাদের মধ্যে হতেই একজন ভয় প্রদর্শনকারী এসে 
গেছে। অবিশ্বাসীরা বলতে শুরু করলঃ* এই ব্যক্তি যাদুকর, বড় মিথ্যাবাদী । 

৫. সেকি সকল ইলাহর পরিবর্তে একজন মাত্র ইলাহ বানিয়ে নিয়েছে? এ তো বড়ই অদ্ভুত ব্যাপার!” 


CTS EN NEN ভি 
১ এই অমান্যকারীদের অমান্যতার কারণ এ ছিল না যে যে-দ্বীন তাদের সামনে পেশ করা হচ্ছিল তার মধ্যে 
কোন দোষ-ক্রুটি ছিল; বরং এর কারণ ছিল শুধুমাত্র তাদের মিথ্যা অহংকার, তাদের মূর্খতাসূচক ওদ্ধত্য 
এবং তাদের হঠকারিতা । 


RAN NLS ৯৫৫৬৫ 


তত তত তত ত৩১৬১০০১৬০১১৫৬২১৬৬১০১১৭১০১৫১ 


GG) BE Bel 21548 ff 22 খত 98 


তোমাদের ইলাহদের উপর তোমরা অবিচ। ও 21৯ জা প্রধান প্রস্থান করল এবং 
(উপাসনায়) যে, মধ্যকার কর্মকর্তার! 


গা ও Se ৬০৮৭ ৩ তি 9৫ ৩৩ $) 


রি 


৬. আর জাতির সরদাররা এ কথা বলতে বলতে বের হয়ে গেলঃ“ চল এবং নিজেদের মা'বুদদের পূজা-উপাসনায় 
অবিচল হয়ে থাক, এ কথাটি অন্য কোন উদ্দেশ্যে বলা হচ্ছে২ ! 

৭. এরূপ কথা তো আমরা নিকট অতীত কালের মিল্লাতের লোকদের কারো নিকট শুনতে পাই নি। এ তো মন- 
গড়া কথা ছাড়া আর কিছু না। 

৮. আমাদের মধ্যে কি মাত্র এই ব্যক্তিই এমন রয়েছে যার প্রতি আল্লাহর ‘যিকর’ নাযিল ক.। হয়েছে”) আসলে 
এরা আমার যিক্র এর প্রতি সন্দেহ পোষণ করছে৩। আর এসব কথা বলছে এজন্যে যে, এরা আমার আযাবের 
স্বাদ গ্রহণ করেনি। 


২. তাদের মনে হলো- এ “ডালের মধ্যে কিছু কালো আছে ' (এর মধ্যে কিছু মতলববাজি আছে!) । আসলে এই 
উদ্দেশ্যে এ দাওআত দেয়া হচ্ছে- যেন আমরা সব মুহাম্মদের (সঃ) হুকুমের অনুগত হয়ে যাই এবং তিনি 
আমাদের উপর ফরমান চালান। 
অন্য কথায় আল্লাহতা'আলা বলেন “হে মৃহান্মদ (সঃ) এরা আসলে তোমার প্রতি মিথ্যারোপ করছে না বরং 
আমার প্রতি মিথ্যারোপ করছে। তোমার সত্যতার প্রতি এরা সন্দেহ পোষণ করেনা, বরং আমার শিক্ষার 


রর 55555555555855598528829222222-৯ 


৭০ 
টু পারা ২৩ 


হি ৫৫0৮৮ ES AEN রণ পর 
BS, | ১ >) ০৮ ৯ 


(বিনি) তোমার রবের 
হি 


5. ঠ ০১ ৩৩] ৪ 2 1 95982 


ও আকাশমন্ডলির সার্বভৌমত্ব তাদের 


20 টানে 9৮:০০ G আর ০৪৫ 
লি ও লি ২ তত এ 
ডে তে Sos 3৪ 2 

| কলা: (অনেকগুলো) মধ্য হতে পরাজিত হবে 
স্পা § ৮ 25 5 285 5 63635) ১১ 0363 3 
উরস হট শি 


৪৩৭ হি SIN ১2৫ 
তি রে বিহ আইকার 
(ছিল) 
৯. তোমার দানশীল সর্বজয়ী -পরওয়ারদেগারের রহমতের ভান্ডার কি এদের আয়ত্তে এসে গেছে? 


১০, এরা কি আসমান-যমীন ও এ দু'য়ের মধ্যে অবস্থিত সকল জিনিসের মালিক হয়ে গেছে? আচ্ছা | এরা কার্য . 
-কারণ জগতের উচ্চতায় আরোহন করেই দেখুক! 


১১.এ তো বহু কয়টি বাহিনীর মধ্যে একটা ছোট্ট বাহিনী যারা এখানেই৪ পরাজয় বরণকারী হবে। 


১২-১৩. এদের পূর্বে নূহের জাতি,'আদ, কিলক ও ্তপ্তসমূহের অধিপতি ফেরাউন, সামূদ, লুতজাতি এবং আইকাবাসী 


অবিশ্বাস ও অমান্য করেছে। আসলে তারাই তো ছিল বাহিনী! 


৪. ‘এইখানেই’ বলতে মক্কা মোআয্যমার প্রতি ইংগিত করা হয়েছে। অর্থাৎ যেখানে এরা এই সব কথা বানাচ্ছে 
সেই জায়গাতেই একদিন তাদের পরাজয় বরণ করতে হবে । আর এখানেই- সেই সময় আসছে যখন এরা 


মুখ নীচু করে সেই ব্যক্তির সামনে খাড়া হবে যাকে আজ এরা তুচ্ছ মনে করে নবী বলে মেনে নিতে 
অস্বীকার করছে। 


AN NSS NN সি NA NN NN SNS NS NAN ৫৬৫৬৫ 


২২০০০১০১১২০২০১০১০১৫২০১৫১৬১৫১৫১০১০১০১১০১ 


>) 


৫ ২ NNN NNN CAAA af fe ff 


FT SATAN NAN AN NTA A NN NNN NN ON 


53555555555555555 


সত ০৩০০১০১০১০১০১০১০১০০০০ 


জেতে কিে ২৫৬৫৬ NS NSN NN AN ANS ANAN AN EN EN AN AN ENA ADEN ANAS EAN AN AN AN be Nas. 


রব 

650 &১ ৮) ৩৩2০ 4% OF 5 
তারা বলছে যা উপর লে পূর্বেই সা 
8০ ool % US 259 E 5% 39 
জি (আল্লাহ) নিশার “মে ছিল) দাউদের ক বণনা এবং 


করেছিলাম আমরা 355১1 oR শক্তির অধিকারী (ঘটনা) 


9172 3৯ - 5 3১০53 ০০৮ পর্ণ 2 ৬ পার্নগ cd 22 0) 


4 সন্ধ্যায় 
বি তার সাথে পাহাড়সমূহকে 


রর রর হা কার্যকর 
1 

রুকুঃ২ 

১৫. এই লোকেরাও শুধু একটা বিস্ফোরণের অপেক্ষায় রয়েছে, যার পর দ্বিতীয় কোন বিস্ফোরণ হবে না । 
১৬. আর তারা বলে £*হে আমাদের রব. হিসেবের চূড়ান্ত দিনের আগেই আমাদের অংশ আমাদেরকে 
অনতিবিলম্বে বুঝিয়ে দিন” । 

১৭. হে নবী! ধৈর্য ধারণ কর এই লোকদের কথা-বার্তার ব্যাপারে । আর এদের সামনে আমাদের বান্দা দাউদের 
কাহিনী বর্ণনা কর, যে বড় শক্তি-সামর্থের অধিকারী ছিল, সব ব্যাপারে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ছিল। 


১৮. আমরা পাহাড় সমূহ তার সংগে অধীন-নিয়ন্ত্রিত বানিয়ে রেখেছিলাম, সকাল-সন্ধ্যা উহা তার সাথে তসবীহ 
করত। 


রি 


জে NN NL 


৬ 


সূরা সাদ ৩৮ ৭২ 


রি et 


3 ৫৫ Los ১ ১0৫ 
ঢা 9৩9ঠি {ৰ HL 


ral তার রাজত্কে bd এবং অভিমুখী তীরই রত একত্রিত হত পাবিগুলো এবং 


Ad 14» io IAL চারে 

152 ডি ওত 055 টি 2 KL 

মাম! ওয়ালাদের খবর তোমার কাছে কি এবং +বয়িজ চূড়ান্তকারী ও প্রজ্ঞা ডাকে আমরা 
গত 252 LALA £4 2 2 2 

Ho AD ry 39505 1৯৩৯১ ১1. ৩ টা 2) 

তারা বলল তাদের সেতখন দাউদের কাছে সু যখন তারা দেয়াল যখন 
থেকে ঘাবড়ে গেল টপকিয়ে এসেছিল, . 


AEA 2d ১৮৪ ডি oe 24 IAAL 
SEE ৯4৫ ৫08 ০০ ০০৪০০ ১) 
জানান সুতরাং বিচার ৩ উপর আমাদের উপ 


| আমরা) ভয়করবেন না 
মাঝে করে দিন একজন করেছে মল দুইপদ 


৩৩ ও obo) 2০ 3) 6৬) 4 2৮৯ "5১০০ 


পথের সরল দিকে উজার না এবং ন্মায়িভাবে 
সঠিক করবেন ৮৪১১ 


£ি ৮ ৫ ৮১৫৮৮ ৫ LA ১০:৫2 2525 পর্ব 5৮৫ 
লে Ww ee রে 0 ৪৬ রন +৮ ৬৯ ১০৫ 
১৪৩৬৯ 5 2 (J 2 ded Osis ১ 9০৯, গু 
একটি দুবী. আমার ও. দু এবং নয় আমার 


১৯. পাখিগুলি সমবেত হত, আর সকলেই তার সাথে অনুগত হয়ে তসবীহকারী ছিল (১) 


২০. আমরা তার রাজত্ব সুদৃঢ় করে দিয়েছিলাম, তাকে বুদ্ধি শক্তি দান করেছিলাম এবং চূড়ান্তকথা বলার যোগ্যতা 
দান করেছিলাম । 


২১. আর তুমি কি সেই মামলাওয়ালাদের কোন খবর জানতে পেরেছ যারা দেয়াল টপকিয়ে তার বালাখানায় 
প্রবেশ করেছিল? র 

২২. তারা যখন দাউদের নিকট পৌছিল, তখন সে তাদেরকে দেখে ঘাবড়ে গেল। তারা বললঃ “ভয় পাবেন না! 
আমরা মামলার দুই পক্ষ । আমাদের একজন অপর জনের উপর সীমালংঘন করেছে। আপনি আমাদের মধ্যে 
যথাযথ সত্য সহকারে ফয়সালা করে দিন, অবিচার করবেন না এবং আমাদেরকে সঠিক পথ বলে দিন। 

২৩. এ আমার ভাই । এর নিকট নিরানব্বইটি দুধী আছে, আর আমার নিকট মাত্র একটি । 


২৩, এআমার ভা এর শক? রাকা শানে, সার সান পা 


(১) বিস্তারিত দেখুন সূরা আম্বিয়া আয়াত ৭৯, সূরা সাবা আয়াত ১০ 


তত তত তত ২৯০১১১০১৯১০১০০৯১১৫১৫১০৫১০১১০০০০ 


AAA A fff fh) ৩ NAA NN NNN NN NSN AN NEN ENaNAN en ২৬ ৯ 


নব ্্স্তস্তিস্তম্স্তস্৩স৩০১৮৮০১১১৮৮৯০৯ 


সুরা সাদ ৩৮ ৭৩ 


পারা ২৩ 


রর 2২২ KL এরি ও ওর রি ও কি বি ওত Ad এ হর রর ওর রি ধরি রতি গর ওর এটি ওর ও ও, ক কর ও 
AL CAEL AA 2 32% পরি 251% ্ 
খঞ্চ rd Ld 
9৬, ৬৪ রং ৪১৬৪৪ 30 2 Cx 0৬ 
eo শার্ট 
যুলম করেছে নিশ্চয় সে বলল কথাবার্তার মধ্যে বা এবং তা আমার জিমায় তবুও 
তোমার উপর দাবিয়ে 


2) 0210566) £ ৮4৬৩) 1 ৩৪৩ Jey 


Wd অনেকেই নিশ্চয় এবং অর ুীগনির সাথে তোমার দুখী 


(সে en 
71 


৯145557009৭ ৬ ৫৫ ৫ G4 
০ 


সৎকর্মসিমুহ কাজ করে ও ঈমান আনে যারা উপর. নরকে সি 


রি পা বনে ঢা পির +1৫ ৫ 22 ATA 
29৮০ Hl & ভা 255 EE 


টি লি যে Le pd এবং তারা যা ৰহ 
কাছে চা 


১১ এ 3৭5৩8 ৬6 


তাকে ই 2 এবং রুকুতে ত 
Ro মাফ করলাম অভিমুখী হল (সিজদায়) 


সে আমাকে বললঃ ‘এই একটি দু্বীও আমাকে দাও', আর সে কথাবার্তায় আমাকে দাবিয়ে নিল। 

. ২৪. দাউদ জবাব দিলঃ “ এই ব্যক্তি নিজের দুষ্বীর সাথে তোমার দুমী শামীল করে নেয়ার দাবী জানিয়ে নিঃসন্দেহে 
তোমার উপর যুল্ম করেছে । আর সত্য এই যে, একত্রে পাশাপাশি বসবাসকারী লোকরা পরস্পরের প্রতি প্রায়ই 
বাড়াবাড়ি করে থাকে । কেবল তারাই এ হতে রক্ষা পেতে পারে যাদের ঈমান আছে ও যারা নেক আমল করে। . 
আর এরূপ লোকের সংখ্যা খুবই কম”। (এই কথা বলতে বলতে) দাউদ বুঝতে পারল যে, আসলে আমরা তাকে 
পরীক্ষা করেছি। তখন সে তার রবের নিকট ক্ষমা চাইল ও সিজদায় পড়ে গেল এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন 
করল । (সিজদা) 

২৫. তখন আমরা তার সেই অপরাধ ক্ষমা করে দিলাম । 


৫ অভিযোগকারী একথা বলেনি যে- আমার দুম্বী ছিনিয়ে নিয়েছে বরং এই কথা বলেছে যে- আমার কাছে 
আমার দুষ্বী চাচ্ছে এবং অধিকন্তু এও যে- আমি নিজে আমার দুশ্বী তাকে সোর্পদ করে দিই। সে বড় 
ব্যক্তিত্বের লোক হওয়ায় আমার উপর তার চাপ ও দাবাও পড়ছে। 

৬. এর দ্বারা জানা যায়- হযরত দাউদ (আঃ) অবশ্য দোষ করেছিলেন.। আর সে এমন কোন দোষ ছিল যা 
দু্বীর মকদ্দমার সংগে সাদৃশ্য রাখতো । এ জন্যে এই মকদ্দমার ফয়সালা শোনাতে গিয়ে সেই সংগে তার 
মনে হলো- ‘এ আমার পরীক্ষা হচ্ছে" । কিন্তু এ দোষ এরূপ কঠিন ছিলনা যে, তা ক্ষমা করা যেতোনা বা 
ক্ষমা করলেও তাকে তাঁর উচ্চমর্ধাদা থেকে অবনমিত করা হতো । আল্লাহতা'আলা নিজে এখানে স্পষ্টভাবে 
ব্যক্ত করেছেন যে- যখন তিনি সিজদায় পতিত হয়ে তওবা করলেন তখন মাত্র তাকে ক্ষমা করাই হল না 
বরং দুনিয়া ও পরকালে তার যে উচ্চ মর্যাদা ছিল তাতেও কোন ভিন্নতা সৃষ্টি হলো না। 


LASERS SSSR RSSSSRLSSNSSPPPPPISS LA fe Sf a 3 


4 


CRRA AAA NN SN NNN SN NEN a 


SSS SASSSSSISSSSSSISSSISSISSSISISSSPSISSSPPPSPIIIPIPRPPINRTS 


শব্দ-৭/১০-- 


2, 

6) 25৩2 ৪০১৬৩ I 
ত তক, প্ত্যাবৰ্তনস্থান এ 
Br (পরিণাম) 


)) $ / ৪, (১৩ 5 রি 9 
না এবং ন্যায়ভার্বে লোকদের মাঝে, সুতরাং রা মো তিনি তোমাকে আমরা 
পে ৩ পা পভ হর এ 8 টা 
৯৪ GM 91 BB) ০৪৮৭০ এ এত 5 
যারা ৰ 


বিচ্যুত হয় নিশ্চয় আল্লাহর রা 


পর্ণ ১ পার্ট [হি 
A) 1৮০ ৪ 


দিন বি একারণে কঠোর 
যে 


৩৪৮ এ রা ০5 ও ৮? Et 


Mois Hdd এবং পৃথিবীকে ও আকাশকে hi না এবং 


0৫৫ GH 0৫ ৭; ও ৫ SY ৮. 


ই টির দূর্ভোগ সুতরাং টেনে ধারণা 


আর নিঃসন্দেহে আমাদের নিকট তার জন্যে নৈকট্যের মর্যাদা ও উত্তম পরিণাম রয়েছে। 
২৬. (আমরা তাকে বললাম)ঃ “ হে দাউদ! আমরা তোমাকে পৃথিবীতে খলীফা বানিয়েছি। অতএব তুমি লোকদের 
মধ্যে সত্য ন্যায়ভাবে শাসন চালাও এবং নফসের খাহেশের আনুগত্য করো না। অন্যথায় উহা তোমাকে আল্লাহর 
পথ হতে বিচ্যুত করে দিবে । যারা আল্লাহর পথ হতে বিচ্যুত হয়ে যায় নিশ্চয় তাদের জন্যে কঠিন শান্তি রয়েছে 
এজন্যে যে, তারা হিসাব নিকাশের দিন ভুলে গেছে”। 
রুকুঃও 
২৭. আমরা আসমানও যমীনকে এবং এ দু'য়ের মাঝখানে যা কিছু আছে অনর্থক পয়দা করিনি । এ সেই লোকদের 
ধারনা যারা কুফরী করেছে । আর এই ধরনের কাফেরদের জন্যে জাহান্নামের আগুনে ধ্বংস হওয়া অনিবার্য । 


ৈ 
/ 
‘A 
/ 
ৈ 
্ৈ 
‘lL 
র্‌ 
‘ 
AD 
/ 
গৈ 
ৈ 
৬ 
৫ 
প্‌ 
্ৈ 
/ 
/ 
/ 
‘lL 
‘ 
/ 
“ 
“ 
A 
/ 
র্‌ 
“ 
৫ 
্ৈ 
“ 
“ 
রং 
“ 
A 
রা 
৮ 
৫ 
/ 
“ 
‘ 
ৈ 
রা 
৬ 
/ 
‘lh 
‘A 
A 
‘ 
/ 
‘ 
€ 
/ 
Ce 
৫ 
/ 
/ 
/ 
“ 
৫ 
/ 
2 
‘ 
্ৈ 
্ৈ 
৫ 
/ 
‘ 
a 


NAA ASNININAANANAAANANINANASNANASNAN ANAS NADAS NASA ANAS NSS 


৭৫ 


“ ৫ 


ARAL 


টবে 20 990 5 A 
সৎকর্মসমূহ কাজ করেছে ও ঈমান এনেছে (তাদেরকে) করব আমরা কি 
১৩6 53: | Uses 2 05৭ ও ৩৮১০৬ 


পাপের ৩ কি পৃথিবীর মধ্যে ফাসাদ দৃষ্টি সমতূল্য 
কারীদের 


রে 

A 

৫ 

/ 

রং 

রে 

(A 

৬ 

“ 

“ 

ও 

ৈ 

৬ 

্ৈ 

্ৈ 

৫, | ৫ রর 71 
পর্ত পার্লার 1 রি £4 ৮18 A 21229 

A ০ 3 ১০1 ew 

৬ 2) 

নী tos ৫) ৩৩১১৩ 52 hrs De SH) Al ও 

| সম্পন্নরা ভগ পন el তোমার প্রতি 4 (হেনৰী) 

্ সমূহকে করেযেন (কিতাব) করোছ এই কিতাব 

‘A 

/ 

A 

/ 

/ 

4 

৫ 

‘ 

গৈ 

A 

“A 

/ 

‘ 

গৈ 

A 

/ 

‘ 

+“ 


ঠা ৮৩০ (০ 0০ 22৩) 722 29 ৪১৫) 


পুত্র) দাউদের জন্য আমরা দান এবং “বুদধি-আন 
ছিল) মাটির না 


৬৬) GEG 25০2 306 ও 


৬ ৬৬ 


দ্রুতগামী ঘোড়া অপরাহে, তার সমীপে পেশ কর হল (শরণ কর)  অতিশয়(আল্লাহ) 
সমূহ যখন অভিমুখী 


্ শর্ট 
আমার রবের স্মরণের রন “ (এই): ভালবাসা আমিভাল নিয় তখন উৎকৃষ্ট মানের 
AUS বেসেছি আমি সে বলল (ঘোড়া) 


রগ 
কটি 
৫ 
ৈ 
“A 
fh 
| ২৮. যারা ঈমান আনে ও নেক আমল করে, আর যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে তাদের সকলকে কি আমরা 
Y সমান করে দিব? মুত্তাকীদেরকে কি আমরা নাফরমান গুনাহগার লোকদের মত করে দিব? 
2 ২৯. ইহা এক বহু বরকত সম্পন্ন কিতাব যা, (হে নবী,) আমরা তোমার প্রতি নাযিল করেছি; যেন এই লোকেরা 
2 এর আয়াতগুলি সম্পর্কে চিন্তা ভাবনা করে এবং জ্ঞান-বুদ্ধি ও বিবেক-সম্পন্ন লোকেরা তা হতে সবক গ্রহণ করে। 
[|| ৩০. আর দাউদকে আমরা সুলায়মান (এর মত পুত্র) দান করেছি, অতি উত্তম বান্দা, বার বার রবের দিকে 
| প্্যাবর্তনকারী । 

রে 

্ৈ 

টে 

‘ 

A 

“ 

/ 

4 

+. 

/ 

A 

+ 

‘A 


৩১. উল্লেখযোগ্য সেই সময়ের কথা, যখন সন্ধ্যাকালে তার সামনে খুব শিক্ষিত সুসজ্জিত দ্রুতগামী ঘোড়া পেশ 
করা হল। 


৩২-৩৩. তখন সে বললঃ “আমি এই মাল ভালবাসি আমার রবের স্মরনের কারণে "। 


“ 
“ 
A 
“ 
‘A 
ক 
“ 
‘ 
(A 
/ 
CA 
“ 
“ 
Kt 
“ 
কু 
/ 
/ 
বি 
4 
রর 
YA 
ও, 
/ 
4 
‘lh 
“ 
রা 
/. 
/. 
CA 
খর, 
ৈ 
সা 42 রে ৮৪ এপার কর্ণ 9৯ পরত ৯৮ রি 
TEI 8164 ৮ ১ ত ৩৯3 JLo) ঠি 
রা জিতে 
AA রত ্ৈ 
৫ 
/. 
/ 
“ 
‘ 
‘ 
‘A 
৫ 
পর 
“ 
‘ 
রঃ 
4“ 
+ 
/ 
‘ 
“ 
‘A 
+” 
রর 
বি 
্ৈ 
৫ 
+‘ 
A 
‘A 
/ 
Ke 
+” 
“ 
ৈ 
কটি 


NRRL NNR NANA NN AANA NNN AANA A AN ESAS EASA EEN AN ES BNA DD LN tN 


৭৬ পারা ২৩ 


৮? 

/ (22428 > ৮ পর ৬ যি 
১৯৩০০৮০৬ ye (5.৯ 
রি ১ বুলাতে শুরু করল কাছে পা C1 অদৃশ্য হয়ে ৮৫৮৮৪ 


Kf ও | 5 2 2! 
AE তা; 0৫৫ 6 তত 0৭7 
্ তাঁর আসনের উপর ৮০০০০ ও সুলায়মানকে এ নিশ্চয় এবং  গলাগুপোতে ও 
৬ 
্ 2.8 

645০ ৪ 0৩150 OF ৪৩৮ Ses 

রা 


না এমন) আমাকে দাও ও RE হেআয়ার সে বলল সে রুজুহল একটিদেহ 
রজত 


৪৩৬ BH ৬০ 02 IHN RS 
মহাদাতা তুমিই তুমি নিয় আমার পরে কারও জন্যে শোতনীয় হবে 
(যা) 


এমন কি সেই ঘোড়াটি যখন চোখের আড়ালে চলে গেল তখন (সে হুকুম দিল,) তাকে আমার নিকট ফিরিয়ে 
এনে দাও এবং পরে সে উহার পা ও গলার উপর হাত মলে দিতে লাগল। 
৩৪. আর (দেখ), সুলায়মানকেও আমরা পরীক্ষায় ফেলেছি এবং তার আসনের উপর একটি দেহ এনে রেখোছ। 
পরে সে ফিরে আসল । 


৩৫. এবং বললঃ “ হে আমার রব! আমাকে ক্ষমা কর, আর আমাকে এমন বাদশাহী দাও যা আমার পরে কারো 
জন্যে শোভনীয় হবে না। নিঃসন্দেহে তুমিই প্রকৃত ৭ দাতা" । 


‘A 
রত 
/ 
/. 
“ 
+” 
৬ 
৫ 
৫ 
কর 
‘ 
্ৈ 
ৈ 
এ 
£ 
/ 
৬, 
৫ 
‘lL 
ক 
+‘. 


৭. কথার ধারাবাহিকতা হতে পরিষ্কার জানা যাচ্ছে -এখানে একথা বলা উদ্দেশ্য যে আল্লাহতা'আলা হযরত 


দাউদ (আঃ) ও হযরত সোলায়মান (আঃ)-এর ন্যায় উচ্চ মর্যাদাসম্পন্ন নবী ও প্রিয় বান্দাদেরকেও পরীক্ষা 
না করে ছাড়েন নি। যে পরীক্ষার কথা এখানে উল্লেখ করা হয়েছে তার এরূপ কোন সুনিশ্চিত রিবরণ 
আমাদের জানা নেই যে সম্পর্কে তফসীরকাররা একমত হতে পেরেছেন । কিন্তু হযরত সোলায়মান (আঃ)- 
এর প্রার্থনার এই ভাষা “হে আমার রব আমাকে ক্ষমা কর, আর আমাকে এমন বাদশাহী দাও যা আমার 
পরে কারো জন্যে শোভনীয় হবে না-” যদি বনী ইসরাঈলের ইতিহাসের আলোকে পাঠ করা যায় তবে 
স্পষ্টতঃ মনে হবে- তার অন্তরে সম্ভবতঃ এই বাসনা ছিল যে- তার পুত্র যেন তারা স্থলাভিষিক্ত হয়- এবং 
রাজত্ব ও শাসনাধিকার যেন ভবিষ্যতে তারই বংশ-ধারার মধ্যে থাকে । এই জিনিসকেই আল্লাহতা'আলা 
তার জন্যে পরীক্ষা ছিল বলেছেন । এবং এ সম্পর্কে তিনি সেই সময় অবহিত ও সতর্ক হন, যখন তার 
যুবরাজ রোবআম এমন এক না-লায়েক অযোগ্য নওযোয়ান-ব্ূপে গড়ে উঠলো, যার লক্ষণ দেখে পরিষ্কার 
রূপে বোঝা গেল যে, সে দাউদ (আঃ) ও সোলায়মানের (আঃ) রাজত্বকে চারটি দিনও সামলে রাখতে 
পারবে না । তার সিংহাসনে একটি দেহ নিয়ে স্থাপন করার অর্থ সম্ভবত এই যে- যে পুত্রকে তিনি নিজ- 
সিংহাসনে বসাতে চাচ্ছিলেন সে ছিল নিবোঁধ অযোগ্য এক কাষ্ঠ-পুত্তলি। 


ধান 
পি তি ৯ ৯৫৯৫৯ 


৩ ৫৯৫৫ 


SL 


NTS TTA AAS ০১১০০০১০০০০ 


ৰ G22 “271 


3. ৩১৮৪০ ৩৯৮৮ $ 6s 2৩৭ 
মধ্যে . আবদ্ধ অন্যান্যদেরকে এবং ভূবরী ও সাদ প্রত্যেকে 'শয়তানগুলোকেও 
(করলাম) নিমাতা (যার! ইল) (অধিন Lo 


রস ৩৮2 2 04৬ 62৬6 155 ও ২৬2 


কোনহিসাব ছাড়াই রেখে দাও অথবা দান কর সুতরাং আমাদের দান (আমি বললাম) শিকলসনূহের 
এটা 


i (যাকে চাও) ৃঁ 
Ce oo ALIA he রা ৫১৮ 
১5 2) ৩) ১ 
আমাদের বান্দা স্বর্ণ কর এবং টা এজ আমাদের কাছে তার নিশ্চয় এবং 
নৈকটোর আছে জান্যে রী 


AAAS ও 


৩৬. তখন আমরা তার জন্যে বাতাসকে নিয়ন্ত্রিত-অধীন বানিয়ে দিলাম, তা তার হুকুমে মৃদুমন্দ প্রবাহিত হত যে 
দিকে সে চাইত, 

৩৭. এবং শয়তানগুলিকে অধীন নিয়ন্ত্রিত করে দিলাম -সব রকমের নির্মাতা এবং ডুবুরী, 

৩৮.এবং অন্যান্য যারা শৃংখলাবদ্ধ ছিল। 

৩৯, (আমরা তাকে বললামঃ) “এ আমাদের দান, তোমার ইচ্ছে, যাকে চাও দিতে পার, যা হতে চাও ফিরিয়ে 
নিতে পার; কোন হিসাব নাই” । 

৪০. 29৯০/১/৮০১০৯৪১১০৮১ 

রুকুঃ৪ 

৪১. আর আমাদের বান্দা আইউবের কথা স্মরণ কর সে যখন তার পরবে: ডাকল যে, শয়তান আমাকে বড় কষ্ট 
ও আযাবে ফেলেছে৮। 


৮. এর অর্থ এই নয় যে -শয়তান আমাকে ব্যাধিস্থ করে দিয়েছে এবং আমার উপর বিপদ-মুসীবত অবতীর্ণ 
করেছে। বরং এর সঠিক মর্ম- রোগের যন্ত্রণা, ধন-সম্পদের ক্ষতি ও আত্মীয়-স্বজনের বিমুখতায় আমি যে 
দুঃখ ও কষ্টে পতিত হয়েছি- তার থেকে আমার পক্ষে অধিকতর দুঃখ ও যন্ত্রণা এই যে- শয়তান তার . 
প্ররোচনা দ্বারা আমাকে উত্যক্ত করছে। সে এই পরিস্থিতিতে আমাকে আমার প্রভুথেকে হতাশ করার জন্যে 


চেষ্টা করছে, আমাকে আমার প্রভুর প্রতি অকৃতজ্ঞ করতে চাইছে এবং আমি যাতে ₹ 
সে তার সর্বশক্তি নিয়োগ করে চেষ্টায় লেগে আছে। EE 


৯, RRNA ANA ADDED DDS 


~~ 


টা ডিিমিিিমিসিসিশিশিশিশিশিশি০শ৯১১১১ 


a৮ পারা ২৩ 
(ডিসিসি ডিসি 
2 ২৫২৫৫ CARL £ 
| ৮ ভি উপর ESB HGS 2 নি 2452 1 
টা] ৪ © lt ৯. ০১০) (৩০০ 1৩ ০১৯ ))1 | 
| এবং পানীয় ও শীতল গোসলের পানি. এটা জা (তাকে বললাম) | 
এ ন্‌) আঘাত কর 
/ |? [১ রি ED TAKA ০০৭2 পর্ব পন পের ্ 
4৮9 2 ৩৩ 5৮৯৮2 453০1 les | 
pf শিক্ষ। এবং আমাদের * অনুগ্রহ. তাদের সাথে তার সমান আরও তার তার আমরা(ফিরিয়ে) ৰ 
% থেকে স্বরূপ গরিমাণে পরিবারকে কাছে দিলাম 
DD 2 র্‌ 2 |: 
পি 45 ০১০৩ 8 এ) ৩৬2৪৩ 3১ 
বি] তা দিয়ে অতঃপর জিন তোমার হাত দিয়ে ধর এবং ৮ বিবেক-বুদ্ধি সম্পদের ্ 
“A je < 
SR Sa আঘাত কর (তাকে বললাম) 
্ < s2/2 27 22:22 ঢু TAL AY Y 
০০0] ৩৬ 2 2 ৮4৬০ BUSS rE ৯) 5 
সে নিশ্চয় বান্দা eed সবর্টকারী তাকে আমরা পেয়েছি নিশ্চয়, তৃমিশপথ না এবং 3 
ছিলি 'র্পে আমরা ভঙ্গ করে৷ 4, 
51৫ 
€ ০91 | 
বড় আল্লাহ) 1১. 
অভিমুখী Sf 
8২. (আমরা তাকে হুকুম দিলামঃ ) তুম নিজের পা দিয়ে যমীনের উপর আঘাত দাও। এই হল ঠান্ডা পানি | 


গোসল করবার জন্যে এবং পান করার জান্যে। 

৪৩. আমরা তার পরিবারবর্গকে তার নিট ফিরিয়ে দিলাম, আর সেই সংগে তত পরিমাণে আরো, নিজের তরফ 
হতে রহমত হিসেবে । আর সুস্থ চিন্তা ও বিবেক-বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য শিক্ষা হিসেবে । 

88. (আর আমরা তাকে বললামঃ) এক মুঠি তৃণ গ্রহণ কর এবং তার দ্বারা আঘাত দাও, নিজের কসম” ভঙ্গ 
করিও না । আমরা তাকে ধৈর্যশীল পেলাম, অতি উত্তম বান্দা, নিজের রবের দিকে বড় প্রত্যাবর্তনকারী । 


৯. এই শব্দগুলোর উপর চিন্তা করলে একথা স্পষ্টরূপে বুঝা যায় যে রোগগ্রস্থ অবস্থায় হযরত আইউব (আঃ) 
অসন্তুষ্ট হয়ে কাউকে প্রহার করার শপথ করেছিলেন । (স্ত্রীকে প্রহারের শপথ করেছিলেন বলে বর্ণিত 
হয়েছে) এই শপথে তিনি কত ঘা কশাঘাত করবেন তাও বলেছিলেন। যখন আল্লাহতা'আলা তাকে পূর্ণ 
স্বাস্থ্য দান করলেন এবং রোগাবস্থায় যে ক্রোধ বশে তি'ন এই শপথ করেছিলেন সে ক্রোধ দূর হয়ে গেল, 
তখন তিনি এই উদ্বিগুতার মধ্যে পড়লেন যে যদি শপণ পালন করি তবে অনর্থক এক নিষ্পাপ ব্যক্তিকে 
প্রহার করতে হয়, আর যদি শপথ ভংগ করি তবে তাও হবে একটি পাপের কাজ। আল্লাহতা'আলা তাকে 
এই কাঠিন্য থেকে মুক্তিদান করে আদেশ দিলেন যে- একটি ঝাড় লও তাতে যেন তত সংখ্যক কাঠি থাকে 


যত ঘা কশাঘাত করার শপথ তুমি করেছিলে, ও সেই ঝাড়ু নিয়ে এ ব্যক্তিকে মাত্র একটি আঘাত কর, এতে 
তোমার শপথও পালন করা হবে এবং সেই ব্যক্তিকে অন্যায় অসংগত কষ্টও দেয়া হবে না। 


NAS তিক্ত তি NN NN NAN ANAS ANAS NAN PERERA NS NNN NNN NAN AN AN AN ANAS A 2) 


শুনা সাদ ৩৮ As পারা ২৩ 
কাব বর, পর এ কর কর রি 


2 


4 ALIAS / 2) 2/2 
১ 5৮৮৮৩ | ৪১৮০০ 2 ৬৬১৯ 

(তা ছিল) একটি অন্তণের আদর আমরা bled সুস্মদৃষ্টি (সম্পন্ন ও কর্মক্ষমতা 
© tS) 222 ৮৮ ৫5 226, LT 4 
০ 28221 ৬% ৩৩১৪ ৪১ ১ ৩9৩০ 
উত্তম (বান্দাদের) বাছাইকরা (বান্দাদের) অবৰ্শাই EEG তারা নিশ্চয় এবং পরকালের 


অন্তৰ্ভুক্ত 
৪02 03 06555০58915 £ ADS 08 89 
আলইয়াসা ও 


উত্তম বান্দাদের) অন্ত আতে এবং যুলকিফ্লকে ও এবং 


৪৫. আর আমাদের বান্দাগণ -ইবরাহীম, হাত হরর সুর বহন রর নহয় 
দৃষ্টিমান লোক ছিল। 

৪৬. আমরা তাদেরকে এক খাটি গুণের কারণে মর্যাদাবান করেছিলাম । আর তা ছিল পরকালের স্মরণ । 

৪৭, নিঃসন্দেহে আমাদের নিকট তারা বাছাই করা নেক লোকদের মধ্যে গণ্য । 

৪৮. আর ইসমাঈল, আল-ইয়াসা, ও যুল-কিফল এর কথা স্বরণ কর। তারা সকলে নেক লোকদের মধ্যে ছিল। 
৪৯. এ ছিল একটি স্মরণ । (এখন শোন।) মুস্তাকী লোকদের জন্যে নিঃসন্দেহে অতি উত্তম পরিণাম রয়েছে, 
৫০. চিরস্থায়ী জান্নাতসমূহ, যার দুয়ারগুলি তাদের জন্যে উন্মুক্ত হয়ে থাকবে। 

৫১. তাতে তারা হেলান দিয়ে আসীন হয়ে থাকবে। প্রচুর ফল ও পানীয় চেয়ে পাবে। 


RRR NANA NAAN DANA AND SASS 


সূরা সাদ ৩৮ | ৮০ 


এটাই 
(তাদের পরিণাম) 
টি 


উতর 


৫২. আর তাদের নিকট লজ্জাবনত সমবয়স্কা স্ত্রী থাকবে । 
৫৩. .... এসব জিনিস এমন যা হিসাবের দিন দান করার জন্যে তোমাদের নিকট ওয়াদা করা যাচ্ছে। 
৫৪. এ আমাদের দেয়া রিযৃক, এ কখনই ফুরিয়ে যাবে না। 


৫৬. জাহান্নাম; এতে তারা জ্বলবে । এ অতি খারাব স্থান। 
৫৭. এটাও তাদেরই জন্যে । অতএব তারা স্বাদ গ্রহণ করবে টগবগ করে ফোটা পানি,পুজ-রক্ত, 
৫৮. এবং এই ধরনের আরো অনেক কষ্টের । 


তোমাদের সাথে এসে গ্রবেশ করছে। এদের জন্যে কোন “শুভাগমন' নেই। তারা আগুনে জুলবে”। 


BAIL E02 ৮৫8৫ ৯. BOLL CG 52 ৯৯2 2০? পরীর 
SF AEB) 4৪১ ০৪১ ১৬৬৬ এ > $৪১৪৩৩৬ 


4! £ ৮১৫ ৯1৫ 2 ! 22 পা রর 
| } 1 ৫ ৰ 
1৬ oly 5 ১৬25 ~~ AS ৬ 
এই (সব সমবয়ন্কা নয়ন সুনিযনত্রিত তাদের কাছে এবং 
নিয়ামত) (সহর্ধগিনী) ডা 
৫2 5 রত শে রো A 2 2/ রর এ রত 
55 0৩৩ ৩ ৬৩০৩ 2% ৩১৩৩৯ রর 
অবশ্যই এটা নিশ্চয় “ হিসাবের দিনের জন্যে তোমাদের ওয়াদা যা 
আমাদের রিযক দেওয়া হচ্ছে 
rE NS ও প ৫ ৮৫ 5 ৫৫৮ 
২৯০৯ ০০ 2 ৮৬ ©) তি 
সীমালংঘনকারীদের নিশ্চয় আর এটাই (মুত্তাকী ঘাটতি কোন তার নাই 
জন্যে (রয়েছে) দের পরিণাম) 
৫৮ YY 1৮ রেপ 


এজ সেধরণের অন্য এবং পুঁজ-রক্তের ও ফুটন্ত পানির তারতারা সুতরাং 
স্বাদনিক 
50০ 7 ১5652 2 ৬৫ 222 25168 
রি হি £ টু 
জ্বলবে তার! নিশ্চয় তাদের জন্যে রর নাই তোমাদের সাথে বেগ একটি (তারা বলবে) 
অভিনন্দন দল এইতো 
৫ 
OBE 
(জাহান্নামের) 
আগু 


৫৫. এ হল মুত্তাকীলোকদের পরিণাম । আর সীমা লংঘনকারী লোকদের জন্যে নিকৃষ্ট ধরনের পরিণতি রয়েছে- 


৫৯. (তারা নিজেদের অনুসারীদেরকে জাহান্নামের দিকে আসতে দেখে পরম্পরে বলবেঃ) “এ একটি বাহিনী 


ARERR NS DD SANNA AAS ANAS AS ANANDA ANA) AS en 60 4S ৭৬৩৩২ 


তি ৩ NNN ANN NEN NESE ENA EN ANAS a RRR RRA NN NAN SN NAN AN AN AN AN ANAS AN EN EN ২২ ২৬২৬ ৬২২ 


A 


১৫ Ec ST 
ANN ANAND RRR RAR NAINA AN SN NNN NN EN NN NN NS EN NEN EN NEN ENE NEN ENE ENE NEN ENON ENON EN ENE EEN 


সূরা সাদ ৩৮ ৮১ 


করি ও কর তি, রি রি কর বি রি 
“ 


০ 
929 2 পা 


৮৯৮৬০৬৩ af 22 pf 


তা তোমরাই সক্খুবীনা তোমরাই তোমাদের জন্যেও নাই তোমরাও বরং অনুসারীরা) 


। করে দিয়েছ রি রী (তাতে জবলছ) বলবে 
[৬ (285 02 (85 ৩৫ ০০ রি] 


এটা পদ এম অ AE আমাদের 
কতনিকৃষ্ট জন্যে 


৫৮ 0 5 C136; a 0 ৫ Ge ৫5 


টা না আরে) কি তারা বলবে এবং দোযখের মধ্যে দ্বিগুণ আযাব তাকে বাড়িয়ে 
১৯০ ৩৩ oN) (53 2৩৩ যু, 
Ul sls Mia সি ভিজা মধ্যে সিদিল ts আমরা লোকদেরকে 
ss 3 Es 61 oid) \ ৮৪৮ ৮ 4 
বাদ-প্রতিবাদ সত্য অবশ্যই ঞা নিশ্চয় (আমাদের) তাদের থেকে বিভ্রমহয়েছে অথবা 


দৃষ্টিসমূহ 


৬০. তারা তাদেরকে জবাব দিবেঃ “ না, বরং তোমরাই জ্বলে মরছ। তোমাদের জন্যে কোন ‘খোশ আমদেদ' 
নেই । তোমরাই তো এই পরিণাম আমাদের সম্মুখে এনে দিয়েছ । এই বসবাস স্থানটি কতই না খারাব!” 

৬১.পরে তারা বলবেঃ* হে আমাদের রব! যে লোক আমাদেরকে এই পরিণাম পর্যন্ত পৌছবার বাবস্থা করেছে 
তাকে দোযখের দ্বিগুণ আযাব দাও”। | 
৬২. ওদিকে তারা নিজেরা আপসে বলবেঃ* কি ব্যাপার! আমরা সেই লোকদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না 
যাদেরকে দুনিয়ায় আমরা খুব খারাব মনে করতাম? 

৬৩. আমরা তো তাদের সাথে এমনিই ঠাট্রা-বিদ্রুপ করতাম- কিংবা তারা এখন কোথাও চোখের আড়ালে চলে 
গেছে? " 

৬৪. নিঃসন্দেহে এ সত্য কথা! জাহান্নামী লোকদের মধ্যে এ রকমেরই ঝগড়া অনুষ্ঠিত হবে। 


তব RR RRR LN N CN NN NINN SAN AN EN EN AN AN ENA EN AN EN ES DEN EN EN AN ANAND AD AN AS EN AN EN EN GD AN EN EAN ANN 


PAP PPP PIN PNAS RPRLRI SARA ARA SARA ARLI RASA SARA ASAP ARR 


শব্দ-৭/১১-- 


সূরা সাদ ৩৮ ৮২ পারা ২৩ 


SN ENAN SN 


এবং একজন সতত্বকারী আমি রি 
(মাত্র) 


5 05০9 5 Sr রর ৩১৩ be 


র রব একই 


FG A ৫5 5 
es 5১ ১ 30৬ এ রী 
বল 


HE 


nh ৯00 2 এ 


উচ্চতর জগতের সম্পকে জানা 


কিছু 

ঢে 5.5 পা A চিৰ % 

৩৬১ ভরে 5) 
প্নকজন সতর্ককারী 
(মাত্ৰ) 
AAA 
2 ২ 
থেকে 'কজন 


SAARI ARIARRLR ISAS NAO NN AN EN SS AN SN BN GN ENN 


রুকুঃ৫ 

৬৫. (হে নবী!) এদেরকে বল£“আমি তো শুধু সাবধানকারী। প্রকৃত মা'বুদ কেউ নেই আল্লাহ ছাড়া, যিনি এক ও 
৬৬. আসমান-সমূহ ও যমীনের মালিক; সেই সব জিনিসেরও মালিক যা এ দুয়ের মধ্যে রয়েছে, মহা পরাক্রমশালী 
ও বড় ক্ষমাশীল” । 

৬৭. তাদেরকে বলঃ“ এ একটি বড় খবর, 

৬৮. এ শুনে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ” | 

৬৯, (তাদেরকে বল,) আমি সে সময়ের কথা কিছুই জানি না যখন উচ্চতর জগতে ঝগড়া হচ্ছিল । 

৭০. আমাকে তো অহীর সাহায্যে এসব কথা শুধু এ জন্যে বলে দেয়া হয় যে, আমি সুস্পষ্ট ভাষায় ভয় 
প্রদর্শণকারী-সবধানকারী । 

৭১. যখন তোমাদের খোদা ফেরেশতাদের বললেনঃ“ আমি মাটি দিয়ে একজন মানুষ তৈরী করব। 


১০১০৯০১১০১৯১০১১৯১০১২১১স১স্স্স্মস৩শ৩শ১১১সসস্ সস 


১১৩০৩স৩৩৩৬০৬০৯৩৯১০৬১৯৩১০৩০৩০৯১০১ 


সূরা সাদ ৩৮ 5S পারা ২৩ 


EL 2 2 2% 2 তো 2 
০) lab CUM ০৯৪০ 5 dA 
তার _ তোমর! তখন' আমার রূহ থেকে তারমধ্যে আমিফুঁকে দিব ও 

(সামনে) পড়বে "করব 


২1 ৫ AIBA 370 3392 কারি ELA পা 1 
ব্যতীত একত্রে তাদের সকলেই ফেরেশতার। 5 সিজদাকারী হয়ে 

_ ৃঁ সিজদা করল : 
#2007 AZ CALEY SHAE ad রর A CAL রণ 
OAD OF ও ০2১৬৩ Ce 6৬5 HEL ০ 
ইবলিস হে (আল্লাহ) কাফেরদের অন্তর্ভুক্ত হল ও সেঅহংকার করল 


A HE NE UE 244 85 ১৮ 212722 / 
১৩৭ ০৪১৩৮ ৩৩৩০3 084 ও 
SEAT BA টা (তাকে) সিজদা করলে যে তোমাকেবাধা কিসে 

করেছি থাকে তুমি (না) দিল 


02 0986 ১4 LEG OB 9০৮৩ ০০ ৫৮ 


হতে আমাকে আপান তারচেয়ে উওম আমি মে বলল উৎচমযদাস্পনদের অন্তু তুমি ছিলে অথব। 


Nac 
LS ১ 72 রি 9৭5 ও 52805. ৫ ৫ 0 
তায় টি রর হও দির (আল্লাহ) পাটি তে তাকে সৃষ্ি রি গুন, 
তুমি নিশ্চয় বললেন করেছেন 


৭২, পরে আমি যখন তাকে পুরামাত্রায় বানিয়ে দিব এবং তাতে নিজের “রূহ' ফুঁকে দিব তখন তোমরা তার 

সামনে সিজদায় পড়ে যাবে”। 

৭৩. এই হুকুম অনুযায়ী ফেরেশতারা সকলেই সিজদায় পড়ে গেল। 

৭৪, কিন্তু ইবলীস নিজের বড়ত্বের অহংকার দেখাল এবং সে কাফেরদের মধ্যে গণ্য হল। 

৭৫. আল্লাহতা'আলা বলেনঃ “হে ইবলীস, কোন জিনিস সিজদা করতে তোমাকে বাধা দিল, যাকে আমি 
আমার দুই হাত দিয়ে বানিয়েছি? তুমি খুব বড় হয়ে গিয়েছ, কিংবা তুমি আসলেই উচ্চ মর্যাদার সত্তাদের 
মধ্যে একজন ?” 

৭৬. সে জবাব দিল £* আমি তার থেকে উত্তম । আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে মাটি 

দিয়ে”। 

৭৭. বললেনঃ “আচ্ছা, তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি পরিত্যাক্ত-লাঞ্ছিত। 


সূরা সাদ ৩৮ ৮৪ পারা ২৩ 
০১১১৭১১১১৭৯ ৯১০১৯১১১১১৯১৯০স০৬ 
পার্ট এট 


yi 25 BL ৩৪5৩ এ 


বিচার দিন পযন্ত আমার অভিশাপ তোমার উপর 


এ IE 93552 9 0 
হিতে 115 পুনরুখানের 


90 চি ৩35 dS 


(যো) is (এমন) 
Es 


৬ 


তাদের রা ন ব্যতীত 
হতে 


দের 
৫৫2 2 2 2 

CPS ৪9০%1 { | 
অবশ্যই. বলিআমি সত্যই আর (এটাই) তবে 


চি ৮৩৮৩৫ ১% রী 
উরে ০৪ © as ৪ ০৩ ১: ৩ 
না (হে নবী) tS) দের তোমা অনুসরণ তার ছারা ও তোমার অর! আহারামকে 


তি পাঠ ১৫ ০১ রণ ছু? রা 7 4৩5 a 


ৃরিাকারীদের অন্তর্ভুক্ত LE আর পারিশ্রমিক কোন উপর জামানের কাছে 


৭৮.আরতোমারউপর বিচার দিন পর্যন্ত আমার অভিশাপ” । 

৭৯. সে বললঃ “ হে আমার রব ! এই কথাই যদি হয়ে থাকে; তাহলে আমাকে সেই সময় পর্যন্ত অবকাশ দাও, 
যখন এই লোকেরা পুনরূথিত হবে” । 

৮০-৮১. বললেনঃ “ঠিক আছে, সেই দিন পর্যন্ত তোমারঅবকাশ আছে, যার সময়টা আমারই জানা আছে” । 

৮২. সে বললঃ “ তোমার ইয্যতের শপথ! আমি এ সব লোককেই বিভ্রান্ত করব, 

৮৩. তোমার সেই সব বান্দা ছাড়া যাদেরকে তুমি খাটি করে নিয়েছ” । 

৮৪-৮৫. আল্লাহ বললেন “হ্যা এটাই সত্য- আর আমি সত্যই বলে থাকি যে, আমি জাহান্নীমকে তোমাকে দিয়ে, 
আর সেই সব লোক দিয়ে ভরে দেব এই মানুষদের মধ্যে হতে যারাই তোমার অনুসরণ করবে” । 

৮৬. (হে নবী) তাদেরকে বল যে, এই দ্বীন প্রচারের জন্যে আমি তোমাদের নিকট হতে কোন পারিশ্রমিক চাই না। 
আর আমি কৃত্রিম লোকদের ...খ্যরও কেউ নই। 


ৈ 
রে 
ৈ 
৫ 
‘ 
/ 
টি 
৫ 
৫ 
/ 
রে 
্ 
রর 
/ 
“ 
/ 
A 
‘ 
‘lL 
/ 
“ 
/ 
৮৫ 
৫ 
৫ 
্ 
৫ 
/ 
/ 
/ 
“ 
KL 
‘ 
/ 
/ 
A 
রা 
/ 
“ 
4‘ 
‘ 
dl 
/ 
জু 
্ৈ 
রে 
্ৈ 
্ৈ 
Ke 
/ 
“i 
“ 
“A 
রে 
‘ 
‘ 
৬ 
রং 
dl 
৮২]. 
‘lh 
‘ 
4‘ 
/ 
‘ 
A 
lh 
“ 


সূরা সাদ ৩৮ ৮৫ পারা ২৩ 
NOELLE OEE EOL ODEON EOD DOL OO LENNON 2) ASS ১১১১ 


= 5৫ ৩০৬০ AL রি পাও lal রি 3) 2 2 ৩) 


জি 2 এবং © hs Mo নয় 
জানবে 


fy 


৮৭. এতো একটি উপদেশ সমগ্র দুনিয়াবাসীর জন্যে । 
৮৮, আর অল্পকাল অতিবাহিত হতেই উহার অবস্থা তোমরা জানতে পারবে। 


তেন তার অর্তোর্তররতর্ত রক EE AES SEAMS A SESS SSSA AAS ASSASSIN SPAY 


নামকরণঃ এ সূরার নাম ৭১ নং ও ৭৩ নং আয়াত হতে গৃহীত । অর্থাৎ এ সেই সূরা যাতে 1) শব্দটি 
ব্যবহৃত হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ সূরার ১০ম আয়াত =) 4 ০৯) হতে ইংগিত 
জানা যায় যে, এ সূরাটি আবিসীনিয়ায় হিজরতের পূর্বেই নাযিল হয়েছিল। কোন কোন বর্ণনা হতে স্পষ্ট ঘোষণা 
পাওয়া যায় যে, হযরত জাফর ইব্নে আবৃতালেব (রাঃ) এবং তার সংগী-সাথীরা যখন আবিসীনিয়ায় হিজরত 
করার সিদ্ধান্ত করেছিলেন তখন তাঁদের অনুকূলে এ আয়াত নাযিল হয়েছিল ॥ ১৮41 0১91) খন্ডহতে পৃঃ২২৬) 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্যঃ এই গোটা সূরাই এক অতীব উত্তম ও প্রভাবশালী ভাষণ। 
আবিসীনিয়ায় হিজরতের কিছুদিন পূর্বে মন্ধাশরীফের অত্যাচার নির্যাতনে জর্জরিত এবং শত্রুতা ও বিরুদ্ধতার 
বিষাক্ত পরিবেশের মধ্যে এ ভাষণটি নাযিল হয়েছিল । আসলে এ একটি ওয়াজ ও নসীহত, কুরাইশ-কাফেরদের 
লক্ষ্য করেই এর বেশীর ভাগ কথা বলা হয়েছিল। কোন কোন স্থানে ঈমানদার লোকদেরকেও সম্বোধন করা 
হয়েছে। এ ভাষনে হযরত মুহম্মদ (সঃ)-এর দ্বীনী দাওআতের আসল উদ্দেশ্য ও লক্ষ্য পেশ করা হয়েছে । আর তা 
হল এইঃ মানুষ এঁকান্তিক নিষ্ঠা ও আন্তরিকতার সংগে আল্লাহর বন্দেগী কবুল করবে এবং অপর কারো বন্দেগী ও 
আনুগত্য করে আল্লাহর খাঁটি বান্দাদিগকে কলুষিত করবে না । এ মূল কথাকেই বার বার নানা ভঙ্গিতে পেশ করে 
অত্যন্ত জোরদার ভাবে তওহীদের সত্যতা ও তা মেনে চলার উত্তম পরিণাম ও ফলাফল এবং শির্ক-এর ভুল- 
ভ্রান্তি ও তার উপর দৃঢ় হয়ে থাকার খারাব পরিণামকে স্পষ্ট করে তোলা হয়েছে। সে সংগে লোকদেরকে নিজেদের 
ভুল নীতি ও আচরণ হতে বিরত থাকতে এবং আল্লাহর রহমতের দিকে ফিরে আসতে বলা হয়েছে। এ প্রসংগে 
ঈমানদার লোকদেরকে হেদায়াত করা হয়েছে যে, আল্লাহর বন্দেগী করার জন্যে কোন স্থান যদি সংকীর্ণ হয়ে গিয়ে 
থাকে , তা হলে আল্লাহর যমীন খুবই প্রশস্ত । নিজেদের দ্বীন ও ঈমানকে রক্ষা করার জন্যে অন্য কোন দিকে বের 
হয়ে চলে যাও। আল্লাহ তোমাদের সবরের প্রতিফল দান করবেন। অপর দিকে রসূলে করীম (সঃ)-কে বলা 
হয়েছে যে, কাফেররা যে অত্যাচার নিপীড়ন চালিয়ে এ পথ হতে লোকদেরকে বিরত রাখতে পারবে বলে মনে 
করছে তা হতে তাদেরকে একেবারেই নিরাশ করে দাও । আর তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দাও যে, তোমরা 
আমার পথ রুখবার জন্যে যা কিছু করতে চাও তা করতে পার, আমি তো আমার এ কাজ জারী রাখবই। 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর । নামে(শুরু করছি) 


সি টন 41 02 S| 


“ (ধিনি) En পক্ষহতে বা 
কিতাব 


৩ ১০ 
আচাহয৷ ‘ ইবাদত কর সুতরাং রে 
তত তর পা 8৫4 ৮2 রা তু ৬ 
Me 2১০০৩ 5০9 16 5০ 
এবং অধিমিশ্র আল্লাহরই সাবধান ্ 
(আনুগত্য) জন্যে 


% 3) ৮৪ 2 ৭, BRS (০০৩৮ 795১ ৬ঠ 


টে কে এব্যতীত তাদের ইবাদত করি(এবং বলে) অডিভাবকরূপে Es ছাড়া 
আমরা না (অন্যদেরকে) 


A IF পারা দু 2৬. 2 পার্ট 2) 
টে ঞ ৯৩০৪ ০৩৩ এ ৮ ৮০৫ 16) 
০ A or তর জপ 2 (৮৩৯ 


৯. মতবিরোধ করছে যাতে উর মধ্যে ০০০১৮: আল্লাহ নিশ্চয় রী 
ধ্যর 


RRR RNR RNIN NN AN NS NNN SS SN SSN AN EN AN ANA EN AN 


১. এই কিতাব মহা পরাক্রান্ত ও সুবিজ্ঞানী আল্লাহর তরফ হতে নাযিল হয়েছে। 

২. (হে নবী) এই কিতাব আমরা তোমার প্রতি পরম সত্যতা সহকারে নাযিল করেছি। অতএব তুমি এক 
আল্লাহরই বন্দেগী কর, দ্বীনকে কেবলমাত্র তারই জন্যে খাঁটী করে দিয়ে। 

৩. সাবধান! খাঁটী দ্বীন তো একমাত্র আল্লাহরই হক। আর যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে পৃষ্ঠপোষক বানিয়ে 
নিয়েছে,( আর নিজেদের এই কাজের ব্যাখ্যা দেয় এই বলে যে,) আমরা তো তাদের এবাদত করি কেবল এ জন্যে 
যে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌছে দেবে । আল্লাহ নিশ্চয় তাদের মাঝে সেই সব কথারই চূড়ান্ত ফয়সালা 
করে দেবেন যে সব বিষয়ে তারা মততেদ করছে। | 


“i 
/ 
+” 
/ 
/ 
রে 
রর 
‘i 
/ 
CL 
/ 
/ 
৫]. 
রর 
0 
/ 
“ 
‘ 
৫ 
৫ 
রে 
Me 
I 
৬ 
HA 
/ 
‘ 
রে 
CA | 
“ 
৬ 
রঃ 
০ 
‘ 
. 
VL 
/ 
4‘ 
A 
্ 
‘ 
৬ 
£ 
“ 
৬ 
CL 
, | 
CA 
‘ 
CA 
/- 
/- 
/ 
৫ 
‘ 
“ 
‘lh 
“ 
/ 
৫ 
গৈ 
্ৈ 
‘ 
£% 
“ 
/ 
‘ 
BA 
তং 
রে 
/ 
/ 


ASS SIO SA IA SA S SA SASSSAI SNAPP 


সূরা আযৃ-যুমার ৩৯ ৫৮৫ পারা ২৩ 


জকি তি ৬০০৯০৬০৯৫৬০ 9১১০১ AEA A A A ON ON ON EN ON GN ON EN 
৯৮১৮ ১৮৯ ৯ উপ mma 


এ ৩৫৬৬ ৬৬৮ £ ০ ৩৪ J 2১ ৬% 
যে 


তাকে সৎপথে পরিচালনা' ন! আল্লাহ নিশ্চয় 


শি 


সি ৬ 


করেন 
247 24 EAA ৫৫24 ol 
ee eo ls (2০০১ 1৩৩5 TE ০ ঞ১ 
তিনি চাইতেন মাকে চন বেছে নিতেন অবশ]ই ন গ্রহর্ণ করবেন মে আল্লাহ 


৬৯-এ। IE oi ৩৩ ১ 2) 2১৮৫০ 


বি 


আকাশমন্ডলি তিনি সৃষ্টি আল্লাহ 1৩ লা 

্‌ Bu / AIS Gul ৮৮৭ পা ঠ্েঠ, প্র 

Re চা & dl ৮৮৩ ন EM 

দেন এবং দিনের উপর রাতকে নর যথাযথ ভাবে পৃধিবীকে ও 

৫1:24 পারত পা পাঠ পর্ডু পারত € রর পি 

৫১5 md Ls 2 উজ oF VE 
প্রত্যেকেই চাঁদকে ও ৮৮ এবং: রাতের পর দিনকে 


9/$) 5) 2 Sf ae ০৯9) 3১2 


অতীব ক্ষমাশীল মহাপরাক্রিমশালী তিনিই জেনেরেখ নিদিষ্ট একটি কাল পরিভ্রমন করে 


আল্লাহ মিথ্যাবাদী ' ও সত্য অমান্যকারী ব্যক্তিকে কখনো হেদায়াত দেন না। 
৪.আল্লাহ যদি কাউকে পুত্র বানাতে চাইতেন তাহলে নিজের সৃষ্টদের মধ্য হতে যাকে ইচ্ছে বাছাই করে নিতেন। 
তিনি তো এ হতে পবিত্র ( যে, কেউ তীর পুত্র হবে) তিনি তো আল্লাহ, এক ও একক, আর সকলের উপর 
পরাক্রমশালী, বিজয়ী । 
৫. তিনি আসমান-সমূহ ও যমীনকে ঠিক ঠিক পয়দা করেছেন। তিনিই দিনের উপর রাতকে এবং রাতের উপর 
দিনকে পৌছাতে থাকেন। তিনিই সূর্য ও চন্দ্রকে এমনি ভাবে নিয়ন্ত্রিত, করে; রেখেছেন যে, প্রত্যেকটিই নির্দিষ্ট 
সময় পর্যন্ত চলে যায়। জেনে রাখ, তিনি প্রবল ও ক্ষমাশীল। | 


ততকততততততততুজতততততত NIAAA ADE ODE DESDE SS 
৭২৫ ২২৩২২ ২৩২২৬ ৬ ২৬ ২২২৬ ৮০ বি ২ ২ ৬ ৭৯ ২৬ ৬ ৯ ১ উ, বু ৩৩৬৬%১%%৮১৮৮৮১ 


৮৯ 


পার্ট পার এ পারা 
® 


ন পশুদের 2 ৰ 


2 ৩) 
তার বানদাদেরজেনে 2 
তিনি 


৬. তিনি তোমাদেরকে একই 'প্রাণ' হতে সৃষ্টি করেছেন। পরে তিনিই .সেই 'প্রাণ' হতে তার জুড়ি বানিয়েছেন। 
আর তিনিই তোমাদের জন্যে গৃহপালিত পশুর মধ্যে হতে আটটি স্ত্রী-পুরুষ বানিয়েছেন১। তিনিই তোমাদের 
মা'দের গর্ভে তিন তিনটি অন্ধকারময় আবরণের মধ্যে তোমাদেরকে একের পর এক রূপ দিয়ে যাচ্ছেন২। এই 
আল্লাহ, (এটা তারই কাজ) তোমাদের রব। প্রভুত্ব-সার্বভৌমত্ব কেবল তারই । তিনি ছাড়া কেউ মা'বুদ নেই। 
তাহলে তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেয়া হচ্ছে? 

৭. তোমরা যদি কুফরী কর, তাহলে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন। কিন্তু তিনি তার বান্দাদের জন্যে কুফরীকে 
পছন্দ করেন না। আর তোমরা যদি শোকর কর, তবে তাকে তিনি তোমাদের জন্যে পছন্দ করেন। 


১. গৃহপালিত পণ্ড বলতে উট, গরু, ভেড়া ও ছাগল বুঝানো হয়েছে। এর চারটি পুং-শাবক ও চারটি স্ত্রা- 
শাবক। মোট সংখ্যায় আট । 


২. তিনটি পর্দা অর্থ পেট, গর্ভাশয় ও সেই ঝিল্লি যার দ্বারা শিশু আবৃত থাকে । 


কত্ত A NS SN NN SN EN EVAN AN AN AN AN AN AN AS AAAI ৩৯৩৩১১১৮৮৮৪ AAA AAAS IAI AAAS PAPAS ASA hf) 


” ? 
২২৩০২২৬২১৬৬ ২৭৬২৬ AACA ASA AAS ASA ASARSSSSARALALR Lf Af ff PALIT 


সূরা আযৃ-যুমার ৩৯ ৯০ পারা ২৩ 
তত তত ১১১৯/১১৬/১১১/৮১০/১১৯৯/৮১৮৯৯) 


এ 


2 পর্ণে্ | ৫৫ LER রোযার FAL. A 
ir ০ (৮5 Pi 805 ৮4 5 
তোমার্দের রবের দিকে. এরপর অন্যের বোঝা ০ বহন করবে না এবং 


৫ রপ্ত 2৩25 2%, 22 ৰ Re পে ৬০ পট পু AS 5৫ 
°° Ed ঢ় | 
ee) ৮৩৯৬৯ ডি ৫ ও: ৯৯) 


শর্ট 
ছিলে এ বিষয়ে তোমাদেরকে অতঃপর 
সম্যক অবগত তিনি নিশ্চয় তোমরা কাজ করতে BR দেৱেন 


2 


2 


4 খন 
তাঁরপক্ষহতে অনুগ্রহ রর য় 


হতে বিভ্রান্ত করে যেন সমকক্ষ 


oP) Lol ও ৩ 2০15 


দোযখের “অধিবাসীদের রি তুমি নিশ্চয় স্বল (কাল) 


কোন বোঝা বহনকারী অপর কারো বোঝা বহন করবে না। শেষ পর্যন্ত তোমাদের সকলকেই নিজেদের রবের, 
দিকে ফিরে যেতে হবে। তখন তিনি তোমাদেরকে বলবেন তোমরা কি করছিলে । তিনি তো অন্তরের অবস্থা পর্যন্ত 
জানেন! 

৮. মানুষেন্ন উপর যখন কোন বিপদ আসে, তখন সে নিজের রবের দিকে ফিরে তাকে ডাকে। পরে তার রব. 

যখন তাকে স্বীয় নে'আমত দানে ধন্য করেন, তখন সে সেই বিপদ ভুলে যায় যে জন্যে সে পূর্বে রবকে.. 

ডাকতেছিল, এবং অন্যদেরকে আল্লাহর সমতুল্য বানিয়ে নেয়, যেন তার পথ হতে গোমরাহ করে দেয়। (হে 
নবী!) তাকে বল যে, অল্প কিছু দিন স্বীয় কুফরীর স্বাদ আস্বাদন করতে থাক। নিশ্চয় তুমি দোজখগামী হবে। 


A STN AAA ARERR RRR RRR RRR RRR RR RR RRR RRR TN ANAS SS SN SSN GN NN EN ONE ON NEN EN EN ON EL ENE NEL 
NSA NNN NANA NN NNR NN NN NN SRN NT ST NS SSS SENN ENN NAN AN ANAS AN ED AN ANA AN EN SNES ff fe hf ff Fn 


a 


17585 ৯১ পারা ২৩ 

১2১১৯১৬৪৯৯১ ১২৯১7 EL ULE fj 
চপ ৩৫ 2 5৫% 
১৩০ ৩০৩ £ ৪ 1৩0 Cl রো এ ১৩ 52 (৩) 


রে 
ভয় করে দন্ডায়মানহয়ে অথবা সিজদাকারী রূপে নার প্রহরগুলোতে লিন যে SRL 
সে ভাল ন। 


৫ 

A 
টনি! 
৮১ 


৩5০ Ses ০2 0১৮৭১ কেরি 


কি বল তার রবের রহমতের প্রত্যাশাকরে ও আখেরাতকে 


১2 4৫66 ৪25 ন্‌ ঠা ? রি 6 ১৮ 


সম্প্যারাই শিক্ষা গহণ করে প্রকৃত পক্ষে জানে না যারা ও জানে 
eA নু) 28 পতং ৮652 ৫1 
৮১৩৫ ডা GL আজ SoU 
তোমাদের প্নবকে তোমরা তয় কর ঈমান এনেছ যারা হে আমর বল বোধ-বুদ্ধি 


Ss পা পা Br 


রে ৯15 ef 52 রি Pad > ঠা রত 
২৮০০৮ ৯৮ Aw (3৬) ১৬৬১ 1৯০ ত নত ১) 
যমীন এবং ৪ দুনিয়ায় রই মধ্যে উত্তম কাজ করেছে টিতে 


১০টি পার এপার পার্ট ৩০৪ ৫ তে 
০১৮৯ ৯৩ (১ ১ 3১22 ET তর 222 
রন 8৩ তাদের প্রতিফল সবরকারীদেরকে 9, নর মূলতঃ রপ্ত. আল্লাহর 


৯. (এই ব্যক্তির নীতি ও আচরণ কি ভাল, না সেই ব্যক্তির) যে আদেশানুগামী, রাত্রির সময় গুলিতে দাড়িয়ে থাকে 
ও সিজদা করে, পরকালকে ভয় করে এবং স্বীয় রবের রহমতের আশা পোষণ করে? এদেরকে জিজ্ঞাসা কর, যে 
জানে ও যে জানেনা এরা উভয়ে কি কখনো সমান হতে পারে? বুদ্ধি-সম্পন্ন লোকেরাই তো নসীহত কবুল করে 
থাকে। 

রুকুঃ২ 

১০. (হে নবী!) বলঃ হে আমার বান্দারা, যারা ঈমান এনেছ! - তোমাদের রবকে: ভয় কর। যেসব লোক এই 
দুনিয়ায় সৎ আচরণ গ্রহণ করেছে, তাদের জন্যে কল্যাণ রয়েছে। আর আল্লাহর যমীন বিশাল প্রশস্তও। ধৈর্য 
-ধারণকারীদেরকে তো তাদের প্রতিফল বে-হিসেব দেয়া হবে। 


৩. অর্থাৎ যদি এই শহর বা অঞ্চল বা. দেশ আল্লাহর উপাসনা-আনুগত্যকারীদের পক্ষেও বিপদ-সংকুল হয়ে 
দীড়ায় তবে অন্যত্র চলে যাও, যেখানে এ বিপদ ও কাঠিন্য নেই। 


সী 


পি 
স্পা শশা স্িস্পী সস 


শির এক 
22. ARE 


2 2S ) Ee 
রর 
তারই একনি& ডাবে আল্লাহর আমি(যেন) আম আমি ‘নিশ্চয় 


জন্যে ইবাদত করি হয়েছি আমি 


৮1:৯1 প্র রর তি AEM 
[0 কি ০051 ৬৮1 59 2 50 | 
মুসলমানদের প্রথম be bl আদি এবং ree | 
2/ Fad 22 sw ৩৫ 55 পর্ণ 5 2 A ae রক 
দিনের আযাবের আমার রবের আমি অবাধ্য হই. খদি ভয় করি আমির্নিচয় বল 
টি হারও রা % (24 ৪৮১৫ ০৬ 2, 21২৫ 
৫) ০5৮৪ Us xs ৬৬৮ এ ০১৪০ 12 
আমার আনুগত্যকে তাঁরই জন্যে এক নিষ্ঠভাবে ইবাদত করি আল্লাহকে বল কঠিন 
(নির্দিষ্ট করে) আমি 
পাও 1 ৰ ১522৬. le oe 222207 
LIN OL SB ৯ 19১১0 MS 1১৩4৩ 
৪৭ নিশ্চয় বল তাকে ছাড়া তোমর যাকে ¢ sk রর 
৮৮৩12 ৮১৮2 32334 EEL 5৮4৫ ৫2০0 
sda an ৪৯১ ১ ১৫০০1১১৮৯ Ul 
কিয়ামতের দিনে তাদের পরিবারকে ও তাদের নিজেদেকে ক্ষতিগ্রপ্ত করেছে খারা 
০? ৩7৮? 21542 2 As A Ar 
ছি Ll 2 S52 DI 
ক্ষাত সেই এটাই জেনে রাখ 


১১. (হে নবী! ) তাদেরকে বলঃ আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে, দ্বীনকে আল্লাহর জন্যে খাঁটী ও নিষ্ঠাপূর্ণ করে 
দিয়ে আমি তাঁরই বন্দেগী করব। 

১২. আর আমাকে হুকুম করা হয়েছে যে, সকলের আগে আমি নিজে মুসলিম হব। 

১৩. বল ঃ আমি যদি আমার রবের নাফরমানী করি, তাহলে আমার বড় এক আযাবের দিনের ভয় রয়েছে। 

১৪. বলে দাও, আমি তো নিজের দ্বীনকে আল্লাহর জন্যে খীটী করে তাঁরই বন্দেগী করব। 

১৫. তোমরা তাকে বাদ দিয়ে যার যার বন্দেগী করতে চাও- করতে থাক। বলঃ আসল দেউলিয়া তো সেই 
লোকেরাই, যারা কেয়ামতের দিন নিজেরাই নিজেদেরকে ও নিজের বংশ পরিবারবর্গকে ক্ষতিগ্রস্ত করেছে । শুনে 
রাখ, এটাই প্রকাশ্য দেউলিয়াপনা। 


RAR RRR RRR RRR RRR RA RRO RR REAR RRR LA SLES SS NS SN NS NO ON ON EN ON ENN EN EN EN EN ENE ESOS AAA AAS APSA 


NAAN ২২১ ০০০০০০০০০০০ 


A 
‘ 
দে বোধ 228 YS 
» My Y 
ও আগুনের আচ্ছাদন তাদের উপর র্‌ 
(দিক) ৰ 
226 4 নে 2 ATA এ রা ॥ রর 
৪ ১১৯৪১ ১৩৯ ৮ ৮৯১৭৪ 2 01১ রী 
5 হে আমার বান্দারা তারবান্দাদেরকে এদিয়ে আল্লাহ ভো দল) এটা 
A 252৫2 2 রর 
র 2 6 $2১ ৩:৪৩, De | ৩ “SS 5 
দিকে অভিমুখী হয় ন্‌ তার বন্দেগী করতে তাগুত দুরে থাকে এবং 
০৪৩ তি ওর al 22 4 
| শহর OE 7৬ t 0 
যারা আমার বান্দাদেরকে সুতরাং সুসংবাদ তাদের জন্যে আল্লাহর 
সুসংবাদ দাও (রয়েছে) 
রর রি রণ ৮৫৮৫ 2/2 22 2৮ 
২৯) | ঞ গণ = ed 
2 ৮৫ OID UA 9৮০৯ 
এ সবলোক তার উত্তম অনুসরণ করে অতঃ কথা মনযোগ দিয়ে শুনে 
(সবদিকগুলোর) 


৩৩৫৭ ৮৮ ০ এপ্স 5 14৪৩৩ Gy 


বিবেক বৃদ্ধি সম্পন্ন তারাই এবং আল্লাহ তাদের হেদায়েত (তারাই) 
দিয়েছেন 


ক CA PEL ANE পর্ণ ৫৫ ELA 
১১০ ০৮ sl 4b dale i> 


লারা 
উদ্ধার করতে তুমি তবেকি 
পারবে (পরিত্রান পেতে পেতে পারে?) i ছার হা ৪০৮ রর 
6 ~~ চু sw 


১৬. তাদের উপর আগুনের ছাতা উপর হতেও চেপে থাকবে, আর নীচ হতেও । আল্লাহ এই পরিণাম হতেই তাঁর 

বান্দাদেরকে ভয় দেখান -সাবধান করেন । অতএব হে আমার বান্দারা, আমার ক্রোধ হতে বাঁচ। 

১৭. পক্ষান্তরে যারা তাগুতের বন্দেগী হতে দূরে রয়েছে: এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তণ করেছে তাদের 
বাদ । কাজেই (হে নবী!) সুসংবাদ দাও আমার সেই বান্দাদেরকে, 

১৮. যারা মনোযোগ সহকারে কথা শোনে এবং তার উত্তম দিকগুলি সাধ্যমত আমল করে। এরা সেই লোক 

যাদেরকে আল্লাহ হেদায়াত দিয়েছেন। আর এরাই বুদ্ধিমান । 


১৯. (হে নবী!) সেই ব্যক্তিকে কে বাঁচাতে পারে যার উপর আযাব হবার ফয়সালা হয়ে গেছে? তুমি কি তাকে 
বাচাতে পার যে আগুনে পড়ে গেছে? 


A 
Kt 
/ 
KA 
A 
Kf 
‘ 
৬ 
৬ 
/ 
রী 
ঠৈ 
৬ 
/ 
রে 
ৈ 
“ 
“A 
‘ 
‘ 
/ 
“ 
dl 
A 
‘ 
Kt 
র্‌ 
/ 
৬ 
‘ 
এ 
রর 
৬. 
রং 
‘ 
‘ 
“ 
KL 
Kt 
‘ 
“ 
৫ 
“ 
র্‌ 
‘ 
‘ 
‘A 
“ 
‘ 
‘ 
/ 
রর 
৬ 


SESE ৩৩৩৩৬:৬:৩০৬৬৬০৩০৩০৬০৩৩০১০৬১০০৬০১০৩৯১১১৯১৯১০১৮১১১১৯, REREAD DY YA NAY NN GF OR GN GN GV ON ON ON ON ON 


mm mm Cem —— DI +e 


স্পেস শাসিত শী? 


ইউ 


শি স্স্পসীসীস্পি তত শশা শা শিশিশিশি১ ৩৪ 


সিএস ি্তস্ত্৬৩৬৩৬০৩৬৩৩৩৩০৩৬০৩০৬৬১০০৩০১০৬১০১১৬০৬৭৬০৩৩০১৯১৭৩০১০৩০১১৩১৮১১১৯১১১১১৯১১৮৮৯১১৮৮১৮০১ 


2 ও. চি LS 


মধ্যে তা অতঃপর 
নো ৬ ৃ 


৮৩৫৫ 


তে ০ 


শুকিয়ে যায় এরপর বিভিন্ন দিয়ে বের করেন 
প্রকার 


49) উরি 2 ৩ 


অরিরোদে = শিক্ষা অবশ্যই 


২০. অবশ্য যারা নিজেদের রবকে ভয় করে চলে, তাদের জন্যে উচ্চ ইমারত রয়েছে , মনযিলের পর মনযিল 
বানানো , যেগুলোর নীচে বর্ণাধারা প্রবহমান হয়ে থাকবে । এ আল্লাহর ওয়াদা । আল্লাহ কখনো নিজের করা 
ওয়াদার খেলাফ কাজ করেন না। 
২১. তুমি কি দেখ না যে, আল্লাহ আসমান হতে পানি বর্ষণ করলেন, পরে তাকে খাল, ঝর্ণা ও নদীসমূহ-রূপে ৪ 
যমীনের অভ্যন্তর ভাগে প্রবাহিত করলেন? পরে তিনি পানির সাহায্যে নানা প্রকারের ফসল উৎপাদন করেন, যার 
প্রকার বিভিন্ন । পরে সেই ফসল শুষ্ক হয়ে যায়, অতঃপর তুমি দেখ যে, তা হরিৎ বর্ণ ধারণ করেছে; আর শেষ 
পর্যস্ত আল্লাহ সেই গুলিকে ভূষিতে পরিণত করেন? প্রকৃত পক্ষে এতে এক সবক রয়েছে জ্ঞান ও বিবেক-সম্পন্ন 
লোকদের জন্যে! | রর 

EE Ais Tatts bs SSRIS HUES 1 MI En জিন ররর ররর হানার 


৪. মূলে ৮১০১১ শব্দ ব্যবহৃত হয়েছে, যা এই তিনটি জিনিসের উপর প্রযুক্ত হয়ে থাকে। 


সে ্্পীীপিস্শতিশীঢল ৮ ০৮০ 


সতেজ তত তকে তু ০৬০৬৬০০৫০৫৩৫৩০০০৬৫৬৫১৫৬০৫৬৫১৫৬ 


০২৬ ০৬২৯ ৯২৬ ২৬ ২৬ ১ ২৬ ১ Sh ৬ 


দূরা আযৃ-যুমার ৩৯ ৯৫ পারা ২৩ 


তিজতজত্তিততিকিততজতেজজজতিতততজুতততততততত তি ০ NAEP EEE EEE ENE 


৪৩ 
US হারের আল্লাহতা'আলা ইসলামের জন্যে খুলে উন্ক্ত করে দিয়েছেন 
এবং সে তার রবের নিকট হতে পাওয়া একটি আলো অনুসারে চলছে, (সেই ব্যক্তির মত হতে পারে, যে লোক 
এ সব কথা হতে কিছু মাত্র শিক্ষা গ্রহণ করেনি?) ধ্বংস সেই লোকদের জন্যে যাদের অন্তর আল্লাহর নসীহতে 
আরো অধিক শক্ত হয়ে গেল। তারা তো সুষ্পষ্ট গোমরাহীতে নিমজ্জিত! 
২৩. আল্লাহ অতি উত্তম কালাম নাযিল করেছেন - এ এমন এক কিতাব যার সমস্ত অংশ সামঞ্জস্যপূর্ণ এবং যাতে 
বার বার একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে। তা শুনে তাদের গাত্রে লোমহর্ষণ দেখা দেয়, যারা নিজেদের 


 প্লবকে ভয় করে। পরে তাদের দেহ ও তাদের দিল নরম হয়ে আল্লাহর স্মরণে উৎসাহী ও উৎসুক হয়ে ওঠে। 


ইহা আল্লাহর হেদায়াত, ইহা দ্বারা তিনি হেদায়াতের পথে নিয়ে আসেন যাকে তিনি চান। আর আল্লাহই যাকে 
হেদায়াত না করেন তার জন্যে হেদায়াতকারী কেউ নেই। 


তত তত তত তত তত 325 a তত তত তত 
এ 1 2 22৫ পালা পর ১ পো পৃর্তির্ 
2১৯৯১, TAS 0) ee (০১৮1 
ইসলামের জন্যে তার বক্ষকে আল্লাহ উনৃক্ত করে যার তবে কি 
দিয়েছেন 
2 22234 £ UAE £ || পু 
তৎ 2 
৪৮৩ 2০৯8 OLR: 2 ৮ Ge 2 
খাদের অন্তরসমূহ (সেইলোকদের) জন্যে ধ্বংস সুতরাং তার রবের (সে পক্ষহতে আলোর (চলে) সে অতঃপর" 
ৃঁ শক্ত 'অন্যদের মৃত কিঃ) I উপর সে 
57৫ নে 1৮ 5 1 4 ৬১ ? 5 ৬ 
০৪১০ ৩১৮০ ০১০০ ১) 51 ddl ডা 
| শু প্রত > রে © % 2 দে পে 2 ৬৫ 
আল্লাহ "সুস্পষ্ট গোমরাহীর ভি ধ্রসবলোক আল্লাহর নসীহত "হতে 
৩2৫22 ELL C2 20, MACE 
০০০৩০ ৬ ৬০ ঞ Ee ৩] ১৬০০ মি টি 
লোম হবধণ হয় পুনরাবৃত্ত সূসামঞ্জস্য পুর্ণ কিতাব নামিল 
লি করেছেন 
5 52-6৮-921৫ ৫2 ০৫৩ প2৫2৫ Gy 2 রথ 9s 
১৯৩ ০১ ৪: ৩৯৯০৬ | 2৩3 
তাদের-চামড়াগুলো নরম হয় এরপর তাদের রবকে ভয় করে পি তা থেকে 
(সারাদেহ) | টি য় না > টি 
2 US ন্‌ A 2.22 রর 
৬ 
ও ৬42 Xl (EUS ৬১১৪৮ 5 7) (০৮৩ 9 
এ দিয়ে ৮৭৭ আল্লাহর হেদায়াত এটা আল্লাহর রবের প্রতি তাদের মনগুলো ও 
/ > 1. 24 তা 22 
্‌ 4 চু ১ 5 
© 3 2) ০৮০ or ১৮7০ ৩ 


জিতে RRA A INN NAAN EES EES ENE ES ASEAN EE ESAS AN ANAS EN LS 


hfe Sf fe Sf fe ff fe ef fr he fe fe fe anf 


(বাচতে পারবে?) 
পা ক 292 তত 2৬ টিন 
০৩৫ US EY ৬৩) 9 
মিথ্যারোপ ডি তোমরা যা 


৮৪৮৮ 


2 টি রঃ 72.2 Bb BILLA 


bd ৬1৬ 


2 পারত পার্ট এ ঠেলা তা A ss পা পালার তা 
৩৬০১ ১৪ 5০৩১৮ রড D2 পদ 5753) ৩৩৩ এ 
নিশ্চয় a) কঠিনতা ঘিরে আযাব অবশ্যই আর 


Zr WwW? 2 L222 ক) ( ১০ 
JE: = ১১০০৪ yh! 1৬৪ (০04) 
দাত প্রত্যেক রকম কুরআনের এই মধ্যে লোকদের জন্যে রা 
Pd 2 ই ৮2 রর ৮০ পর্ণ 122 € ATE Id 52৮৮৫ 
2৮০১ ? ৬০৮০ 1১১০ ০১৮৬৩ ৮৪৩০ 
- বক্তা বিশিষ্ট (তা) “আরবী (এই) উপদেশ গ্রহণ করে তারা যাতে 
নয় (ভাষায়) কুরআন 


২৪.এখন সেই ব্যক্তির দুরাবস্থা সম্পর্কে তুমি কি ধারণা করতে পার, যে লোক কেয়ামতের দিন আযাবের কঠিন 
আঘাত নিজের মুখের উপর গ্রহণ করবে? এরূপ যালেমদেরকে তো বলে দেয়া হবে যে, এখন সেই উপার্জনের 
স্বাদ আস্বাদন কর যা তোমরা জীবনভর করছিলে। 

২৫. এদের আগেও বহু লোক এভাবেই অমান্য করেছে। শেষ পর্যন্ত তাদের উপর এমন দিক হতে আযাব এসেছে. 
যেদিকে তাদের খেয়াল পর্যন্ত যেতে পারত না। 

২৬. পরে আল্লাহ তাদেরকে দুনিয়ার জীবনেই লাঞ্ছনার স্বাদ আস্বাদন করিয়েছেন । আর পরকালের আযাব তো এ 
থেকেও কঠিনতর ৷ হায়, এই লোকেরা যদি জানতে পারত? 

২৭. আমরা এ কুরআনে লোকদের সম্মুখে নানারকম ও নানাপ্রকারের দৃষ্টান্ত ও উপমা পেশ করেছি, যেন এদের 
হুশ হয়। 
২৮. এ এমন কুরআন যা আরবী ভাষায় লিপিবদ্ধ, যাতে কোন প্রকার বক্তা নেই, 


তততজতজতজততুততততততজেজততজততজততিতততুতজেতজ তত NANA DE DDD EE OE ESE ENED SEN 


সূরা আযৃ-যুমার ৩৯ ৯৭ পার৷ ২৬ 


১৬ 


ততততততক্তততততততততততততত তত তত তত NAAN DD AOD DEDEDE DEE EEE ELS 


১৬৬৯৬৬৬৬৬৬৬ 
ALLE ER 58 A ৮৫ 

৫ বর্ণ w (4 পর 90 24 
>) ৯৯১০০ ৬) নি 

বু ্ টিং dl ZS OO ৩৬৯৪ 

গালাম) দৃষ্টান্ত আ্াহ পেশ করেন (খারাব পরিণতি হতে) 

ব্যক্তির 'চে চলে 


(আলি য়) ব্ক্তি (মনিব) 
22:22 রা ET ভিলা 
2 ey Wl ৬০০০৫ 
তাদের অধিকাংশই কিন্তু আল্লাহর জন্যে সব প্রশংসাই দৃষ্টাস্তে “দুজনের (অবস্থা) 
৫5 প 2৯৫ ১৪ LL ul পরও / ০৮৫৫ 
ৰ + w ৰ ৯৭ 
+৯ ৩ ৩৬ ৮৪21 5 ০০ ৬১) ৪০৯৮৩ 
এরপর , মৃত্যবরণকরবে তারা নিশ্চয় এবং মৃত্যু বরণ তুমি নিশ্চয় আনে 
করবে 
ই লে তঠে: ৫ উঠি ৩৮ এ পর রি < ০০ পে ১৫ 
(OF 3 ৩৮১৪ ০ ASD \ 
PA 
তোমরা মামলা পেশ করবে তোমাদের রবের কাছে দিনে তোমরা নিশ্চ 


যেন এরা খারাব পরিণাম হতে বাচতে পারে। 

২৯. আল্লাহ একটি দৃষ্টান্ত দেন । এক ব্যক্তি তো সে যার মালিকানায় বহু সংখ্যক বাকা স্বভাবের মনিব শরীক 
হয়ে আছে, যারা তাকে নিজেদের দিকে টানে । আর অপর ব্যক্তি পুরাপুরি ভাবে একই মনিবের গোলাম -এই 
দুজনের অবস্থা কি একই রকম হতে পারে? প্রশংসা সবই আল্লাহর জন্যে কিন্তু অধিকাংশ লোকই অজ্ঞতার মধ্যে 
পড়ে রয়েছের। 

৩০. (হে নবী!) তোমাকেও মরতে হবে, আর সেই লোকরাও মরবে। 

৩১, শেষ পর্যন্ত কেয়ামতের দিন তোমরা সকলেই নিজেদের রবের সামনে নিজের নিজের মামলা পেশ করবে। 


সা শী শা শী শশী শা লু 


৫. অর্থাৎ এক মনিবের দাসত্‌ ও বহু মনিবের দাসত্বের মধ্যেকার পার্থক্য তো ভাল করেই বুঝতে পার; কিন্তু 


যখন এক আল্লাহর দাসত্ব ও বহু রবের. দাসত্বের মধ্যে পার্থক্য বুঝাতে চেষ্টা করা হয় তখন তোমরা 
অজ্ঞবনে যাও। 


শব্দ-৭/১৩-__ 


কে LAS SAA ISAS ৩৩৯৩৩১১৯৯১৮ ও 


৯৮ | পারা ২৪ 


VAN EVEN EN ENE ৬১৬৬৬৬৩৩৬৬১৬৬১০০৬০১০৩০১৭১১১৭৩৯১৯১১৭১১৯১১১০১০১৩১১৯১০১৭১১১১১০১১ SASS ASS AAS 


5৩2০৬৩০৩9৮০৩০৩০১০৩১১০৩৭:৬০৬৬০৩১১৬৬৩৬৬০৬৬৩০১০৬০৬১৬০১৬৬৬৩০১১০৬০১০৬৬:৬৩০৬০৬০৬৬০১৬০১০১১১5১১০১১১১১১০১৯৬১১১১৩০১৯১৯১৯১১০৯১৯১০১০০ 


5৮ রি 22 পার্ট ৩ 2 4 > 5৫ পা তর 5324 Pd CAA 
(১৯) 202 ১৮৬৮ ৬১ ৮ ৫৬ ০০১1 ১2৩ 
তাদের পুরষ্কার তাদের প্রতিফল এবং তারা কাজ যা নিকৃষ্টতম তাদের থেকে আল্লাহ মোচন করেন 
Bh করেছিল যেন | 
রি 5 রর 24 
ও শে আগ্যাহ নহেন তারা কাজ করতে রি পি উ উ্তমভাবে 
রুকু8৪ 


৩২, তার অপেক্ষা বড় যালেম আর কে হবে যে লোক আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলল এবং পরম সত্য যখন তার 
সামনে স্পষ্ট হয়ে আসল তখন সে উহাকে অবিশ্বাস করেছে? এমন কাফেরদের জন্যে জাহান্নামে কোন ঠিকানাই 
নেই কি? 

৩৩. আর যে ব্যক্তি পরম সত্য নিয়ে আসল, আর যারা একে সত্য বলে মেনে নিল তারাই আযাব হতে রক্ষা 
পাবে! 

৩৪. তারা তাদের রবের নিকট সেই সবকিছুই পাবে যার ইচ্ছা তাদের মনে জাগবে । নেক আমলকারীদের জন্যে 
ইহাই প্রতিফল; 

৩৫. যেন তারা যে নিকৃষ্টতম আমল করেছিল, তা তাদের হিলাব হতে আল্লাহতা আদা খারিজ করে দেল এবং মে 
উত্তম আমল তারা করেছিল, সেই অনুপাতে তিনি তাদেরকে প্রতিফল দান করতে পারেন। 
৩৬.(হে নবী!) আল্লাহ কি তাঁর বান্দাদের জন্য যথেষ্ট নন? 


সুরা আয্-যুমার ৩৯ ৯৯ 


কি পারে 2 


১৮ ০৮ 5 5495502 Sb OPE £ 


hy আল্লাহ পথদ্রষ্ট করেন যাকে অথচ যিনি ছাড়া অন্যদের সম্পর্কে তোমাকে ভারা ভয় এবং 
দেখায় 


সি 


> A id নি) পা 


বিত্রান্তকারী কোন তার তখন আল্লাহ 
টার 


রে ISAIAH ৩ , প্র 8 
ঞ ৬ ৬ রি ৬ 
স্র৩ রর 26 ৪ ০ dnl 
> ed 
তাদের তুমি ব্রন কর র্‌ এবং প্রতিশোধ গ্রহণকারী. মহাপরা ক্রমশাসী আগ্লাহ 


কোন অনিষ্ট আল্লাহ. আমাকে চান. যদি আল্লাহ 


st 58৫৬ 728৮. জিতল 2৯ পরত NEL পাএ 
৬০৮৮০ ১১ Uo ৫০৯৯৯ >) LS 6° 
বন্ধকারী তার! কি অনুগ্রহ (করতে) আমাকে নি চান অথবা তারঅনিষ্ট 
তে ১8৫4 পা পপ ০৩ AHL 
০৩৯৫০ \ BER Bal ৮ 55 
অ্যাকারীরা জ্যা করে থাকে তারই উপর অল  আমরিজনে বল 
যচ 


৫ 
/ 
৫ 
“ 
/. 
/ 
/. 
নে? 
৫ 
টা 
্ৈ 
ৈ 
‘A 
্ৈ 
/ 
2 
রা 
£, 
রে 
/ 
রি 
ৈ 
১ 
/ 
/ 
৬ 
/ 
/ 
/. 
6, 
£ 
ৈ 
/ 
রণ 
৫ 
/ 
A 
রর 
/. 
রা 
রঃ 
. 
/. 
/. 


শে 


এই লোকেরা তাঁকে ছাড়া অন্যদের সম্পর্কে তোমাকে ভয় দেখায় অথচ আল্লাহ যাকেই গোমরাহীতে ফেলবেন 
তাকে পথ দেখাবার কেউ নেই। 


৩৭. আর যাকে তিনি হেদায়াত দিবেন তাকে বিভ্রান্ত করারও কেউ নেই। আল্লাহ কি বিরাট শক্তিশালী ও 
প্রতিশোধ গ্রহণকারী নন? 

৩৮.এই লোকদেরকে যদি তুমি জিজ্ঞাসা কর যে, যমীন ও আকাশ-মন্ডল কে সৃষ্টি করেছে! তাহলে তারা নিজেরাই 
বলবেঃ আল্লাহ । তাদেরকে বল, এই যখন প্রকৃত কথা, তখন তোমরা কি মনে কর, আল্লাহই যদি আমার কোন 
ক্ষতি করতে চান তাহলে তোমাদের এই দেবীরা- যাদেরকে তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডাকছ- আমাকে তার 
নির্দিষ্ট করা ক্ষতি হতে রক্ষা করতে পারবে? অথবা আল্লাহ যদি আমার প্রতি কোন অনুগ্রহ করতে চান তবে এরা 


কি তার রহমতকে বন্ধ করতে পারবে? তাদেরকে শুধু এতটুকু বল,আমার জন্যে আল্লাহই যথেষ্ট । ভরসাকারী 
লোকেরা তার উপরই ভরসা করে থাকে। 


/ 
‘A 
/. 
€ 
/ 
৫ 
৫ 
/. 
4 
‘ 
+, 
এ, 
রা 
+” 
৫ 
৫ 
৫ 
রে 
০ 
Ye 
4“ 
+ 
2, 
/, 
/ 


চি aterm Smog 
NNN NS NN NN NANA SN SON EN ON EN তে NN NAN NN NAN ANAM EN aN ANNAN 2N4N a 
oe et eo Sh 


১৫ 5 ০ 0 5৪০ 90 oy 


তোমরা জানবে শীঘ্রই অতঃপর 5 নিশ্চয় তোমাদের অবস্থার উপর ৮০০৮৭ বদ 


কিতাব 
৫৮ পো LSM { 221 
ডে Skee ৩১৪ ১5 Ue O° এত্ত 
এবং সে বিপথে মূলতঃ তখন পৰভ্টহয় = ঘেঁ এবং তার নিজের জন্যে 


তার পর 2 যার ঃপর রহকে জর ঘুমের মধ ৪ তারও 


তে 


সি টি ০0888151614 


৩৯-৪০, তাদেরকে স্পষ্ট বলে দাও £ হে আমার জাতির লোকেরা, তোমরা নিজেদের মত নিজেদের কাজ করে 
যাও ; আমি তো আমার কাজ করতেই থাকব। শীঘ্রই তোমরা জানতে পারবে অপমানকর আযাব কার উপর 
আসছে, আর কে সেই শাস্তি পাচ্ছে যা কখনোই হটে যাবে না। 

৪১. (হে নবী!) আমরা সব মানুষের জন্যে এই মহাসত্য কিতাব তোমার প্রতি নাযিল করেছি। এখন যে লোক 
সঠিক সোজা পথ গ্রহণ করবে সে তা নিজের জন্যেই করবে । আর যে বিভ্রান্ত হবে, তার বিভ্রান্ত হবার পরিণাম 
তাকেই ভোগ করতে হবে। তুমি তাদের জন্যে যিদ্মাদার নও । 

রুকুঃ৫ 

৪২. তিনি তো আল্লাহই, যিনি মৃত্যুর সময় রূহগুলোকে কবৃজ করেন। আর যারা এখনো মরে নি, নিদ্রায়-তাদের 
রূহ কবজ করে নেন। পরে যার উপরই তিনি মৃত্যুর ফয়সালা কার্যকর করেন, তাকে তিনি আটক করে. রাখেন 
ং অন্যদের রূহকে একটা নির্দিষ্ট সময়ের জন্যে ফেরত পাঠিয়ে দেন। 


NSN NN ৯ ০১ ৮ ২ ২৬ ৯ ৯ ৯ ২৬ ৯ ৯ ৬ ৮ ৯৬ ২ ২ ২ ৯ ৯ ৯ 


এরি 
AEA RRA 


hfe ৬ ২৬ AY ক NAINA ৩ NAAN A ANN A A ANN NS NN NN NAN ENE NEN ৫৬৫০১৫৬৫১৫৬ 


2৫ পারা ২৪ 


্ 32 2 1214 ও ্‌ ৫ পা ১৪৫৫ প ৫ রর 
9 ৫ রি Exod » 

১১৩৪ ১৩৯৩, 2৩ ০১ 2253৮ ডু 

করেছে লোকদের জন্যে অবশ্যই এর নিশ্চয় 

Yd ৮. 

77762 22 ৫৫2 শীদর৫ ৯ 

6০৮২৯ 5 5 ৬৪ 62৩০ 3158 IH Saks 

* তারা বুঝেও না এবং কোন ক্ষমতা রাখে না তারা হল যদিওকি অন্যান্যদেরকে এ 

/ কিছুরই (এমন যে) i be a bis Y 

/ CEN 11 21284 5 ৫ | % 

'/ Ed ০ পু ও wal 212 , 

4 ১১০ 2 ৩৬৮ ৬০ SB সই AEE SY 9১ 

2. “পৃৱিবীর ও আকাশমন্ডলীর সার্বভৌমত্ব তারই সকল সুপারিশ অাহ্রই বল /. 

Ye (এখতিয়ারভুক্ত) এ 

৫ পে ১৪০55 A ad ৫ 

৮ ৪৬ 2. woe 4 

ৃ Sum 42) ৮ | 

৮ জা রর তারই এরপর 2 

i দিকে টা 

‘ 

/ 

এতে চিন্তাশীল লোকদের জন্যে বহু নিদর্শন রয়েছে । ্ 

৪৩. এই আল্লাহকে বাদ দিয়ে তারা কি অন্যদেরকে শাফায়াতকারী বানিয়ে নিয়েছে? তাদেরকে বল, এরা কি | 

শাফায়াত করবে, এদের কোন ক্ষমতা না থাকলেও এবং কিছু না বুঝলেও? ড় 

৪৪. বলঃ সমস্ত শাফায়াত তো কেবল মাত্র আল্লাহরই এখতিয়ারতুক্ত৭। আকাশমন্ডল এবং পৃথিবীর বাদশাহীর | 

তিনিই তো মালিক । পরে তাঁর দিকেই তোমরা প্রত্যাবর্তিত হবে। রি 

" রঃ 


৮. 

‘ 

টি 

ৈ 

রর 

% 

“ 

/ 

ৈ 

/ 

/. 

ৈ 

‘ 

A 

| ৬. অর্থাৎ প্রথমতঃ এই সব লোক নিজেরাই নিজেদের মতো এ ধারণা করে নিয়েছে যে- কিছু সত্তা আছে যারা 1% 
রঃ আল্লাহতা'আলার সমীপে বড়ই প্রভাবশালী ও ক্ষমতাবান, যাদের সুপারিশ কোন ক্রমেই রদ হতে পারেনা? | 
রর কিন্তু প্রকৃত কথা- তাদের সুপারিশকারী হওয়া সম্পর্কে কোন প্রমাণ নেই, এবং আল্লাহতা'আলা কখনো এ | 
রর এরশাদও করেননি যে, ‘আমার কাছে তাদের এরূপ মর্যাদা আছে' এবং সেই সত্বারা -খনও এ দাবী | 
রর করেনি যে, “আমরা নিজেদের প্রভাব ও ক্ষমতায় তোমাদের সকল কাজ সম্পন্ন করে দেব”। এ ছাড়া এই | 
্ সব লোকের আরো বড় মূর্খতা হচ্ছে- তারা আসল মালিককে ত্যাগ করে তাদের ধারণার | 
রত সুপারিশকারীদেরকে সর্বেসর্বা বলে মনে করে নিয়েছে; এবং তাদের সকল নিবেদন ও নৈবেদ্য তাদের জন্যে. | 
্ সমর্পিত হয়ে থাকে। fh 
A| ৭. . অর্থাৎ নিজের সুপারিশ মানিয়ে নেয়ার ক্ষমতা কারুর পক্ষে থাকাতো দুরের কথা, আল্লাহতা'আলার কাছে | 
/ সুপারিশকারী হয়ে দাড়াতে পারার ক্ষমতা কারো নেই। এ বিষয় একমাত্র আল্লাহতা'আলারই অধিকারতুক্ত। | 
S তিনি যাকে ইচ্ছা সুপারিশের অনুমতি দেবেন এবং যাকে ইচ্ছা দেবেন না; যার অনুকুলে চাইবেন কাউকে | 
র্‌ সুপারিশ করতে অনুমতি 'দিবেন বা যার অনুকূলে চাইবেন দেবেন না। ্ 
্ - f 
A /. 
“A শা. 
4. / 
৫ টা 
/ 


ANNAN NN NIN NN SENN NAN EN EY 


RRR ২১৫২১৫১৫২৫১৫২৫২১০৫৬২৫৯৫১৫৬৯৫১৫৯ 


সূরা আযৃ-যুমার ৩৯ 


৯ 


্ 
/ 
“ 
/ 
/. 
৬ 
/ 
ঠ 
4‘ 
“ 
রে 
/ 
+“ 
রে 
৫ 
2. 
/. 
/ 
/ 
/- 
ৈ 
/ 
৫ 
ৈ 
্ 
/ 
‘ 
ৈ 
/. 
/. 
৮, 
রে 
6 
ৈ 
৫ 
A 
/ 
“A 
/ 
৫ 
‘ 
/ 
4 
/ 
/ 
/. 
‘A 
/ 
4, 
রর 
“ 
/ 
/ 
রে 
«“ 
‘A 
/ 
2. 
রে 
রা 
/ 
‘A 
4 
রা 
তা, 
রং 
/ 
ৈ 
/ 
A 
/. 


SS 


NNN ANN NN NN ON EN 


১০২ পারা ২৪ 


5 2125 2 4, 2 A272 ৮৭ ৫ / 
2 ৩) ৪ রা al 2D 1১৯ 5 
হয় তার আল্লাহর উল্লেখ যখন এবং 
রা রি 
পরঠ5%) AG রে 2 SEA NR 6 
XA 25118558৯১৩ ০৮9% ১ ৩৬ 
(ছে 0 যখন এবং আখেরাতের উপর. বিশ্বাস করে না ডা 
{ 
Id Af GLH Zz 22227225758 
৩৬৭ 228 hl GE ৩১১৪ ot 15) 555 ও 
আকাবসমূহের রষট হেআল্লাহ নল আনন্দিত হয় তারা তখন তিনি ছাড়া 


p - £ Cd 
- রা 
মাত. হাতা দৃশ্যের ও 'অদৃশ্যের খুবঅবহিত পৃথিবীর ও 
পঠিত পোর্ট পার তি পর 22 পার্ট ঢ) 2টি ৫ পে ১৬ রত ৮ 
৬০ ৭1০৯ গু 3 
৩:১০ 0 ৮ 25 ০5০ এ 15৬ ৩0 ৩ ১৩ 
(তাদের) জন্য (এমন) এবং মতভেদ করত তারমধ্যে তারা ছিল (এবিষয়ের) মধ্যে তোমার বান্দাদের 
য়ে. যা 


৬ ০৫ A 
তার সাথে তারওসম এবং সবই পৃথিবীর 


পরিমাণ (তোদের মালিকানায়) 


8৫. যখন একমাত্র আল্লাহর কথা বলা হয়, তখন পরকালের প্রতি বেঈমান লোকদের অন্তর ছটফট করতে থাকে । 
আর যখন তাঁকে ছাড়া অন্যদের উল্লেখ করা হয়, তখন সহসা তারা আনন্দে হেসে ওঠে । 

৪৬. বল, “হেআল্লাহ- আকাশ-মন্ডল ও যমীনের সৃষ্টিকর্তা! দৃশ্য ও অদৃশ্যের জ্ঞাতা, তুমিই তোমার বান্দাদের 
মাঝে সেই জিনিসের ফয়সালা করবে যে বিষয়ে তারা পরষ্পরে মতভেদ করছে। 

৪৭.এই যালেমদের নিকট দুনিয়ার সমস্ত সম্পদও যদি হয় এবং তত পরিমাণ আরো, 


স্্শ্ শশী শী শী ী শী শী সপ পাস 
৮. সারা দুনিয়ার মোশরেকানা রুচি ও মানসিকতা-সম্পন্ন লোকদের মধ্যে প্রায় এই একই ভাব দেখা যায়। 


এমন কি মুসলমানদের মধ্যেও যে হতভাগ্যদের এই ব্যাধি স্পর্শ করেছে তারাও এ দোষ মুক্ত নয়। মুখে 
তারা বলে- ‘আল্লাহকে মান্য করি'- কিন্তু অবস্থা এই দাড়িয়েছে যে তাদের কাছে এক আল্লাহর কথা উল্লেখ 
করুন, তাদের চেহারা বিকৃত হতে শুরু করবে। তারা বলবে- “এ ব্যক্তি নিশ্চিত বোষর্গদের ও ওলিদের 
মান্য করেনা । আর এ জন্যেই তো এ কেবল “আল্লাহই আল্লাহ' করে চলেছে’ । এবং যখন অন্যান্যদের কথা 


উল্লেখ করা হয়, তখন তাদের অন্তরের কলি যেন প্রশ্ষুটিত হয় ও খুশীতে তাদের চেহারা ঝকমকাতে শুরু 
করে। 


রি BSE ১৮১ & EY Vd 
dae 4552 9 ৬৩৯ ০৮১৪) ও ৩৮৬. 


তেজ তত ADNAN SDDS 


রি বর ওর রর রর রর এর রর, রত রর ওর এ ও রর ও রত ও এর এর ওর ওর ওর কর কর পরি এর, ওর, এর, এর এটি এ রি রর ওর রর চট রও 


he) 


/ 
“ 
রি 
্ৈ 
/ 
৬. 
রং 
৬, 
4 
রা 
/ 
“i 
” 
A 
/ 
4 


“AE 
টনি]: 
৫ 
A 
/ 
৮, 
‘A 


/ 
‘A 
৫ 
৫. 
৫ 


£ 


/ 
% 
্ 
রঃ 
্ঃ 
2. 
'/, 
'/. 
আঃ 
2 
'/, 
'/. 
রে 
/ 
£ 
/ 
্ 
4 
্ 
টা 
/, 
টে 
7. 
টা 
/ 
/. 
/ 
্ 
(2 
/. 
/. 
রঃ 
রং 
্ 
4 
/. 
/ 
/. 
/, 
/, 
2. 


সূরা আযৃ-যুমার ৩৯ ১০৩ 


2 পার্ট পার্ট 


(৮৪1৩৩ 2৬2৯) রা ০৩৩ ৮০ ৩2 45 1১৩৬৯) 


তাদের জন্যে প্রকাশিত এবং কিয়ামতের দিনে আযাব কঠিন 2 তারা অবশ্যই 
রম (বাচতে) তে 
ৃ / 15 রে পর্ণ তে 28 পু পা 552 ১ ১৫ 
যা মন্দ (ফল) সমূহ- নর সর এবং “ভারা ধরব করে নাই যা রি রা 
4 ৫ রে রা 24 2/ 5? > EY পা 
স্পর্শ করে. ০৯০ এ সে দে তারাছিল যা 18 এবং তর অর্থ 


ACL CE Lore 21367 Ef রতি 5 রে 
0৩৮১ 2৯ 40৮৮ 19 665 26 ০১ 
সে বলে  আনাদের . অনুগ্রহ. তাকে আমরা যখন এরপর আমাদেরকে সর্দি 


ডাকে 
ওহ ৫৩ এ ৪ 
| “ 


কারণে ১:১১ মুলতঃ 


GE ৮৫ 2 5৫ রি 2৫ ৯৪৫ ১৮ 
1 ৩ ৬ ৷ ৩ So ৩৯ 
০ না কিনতু (তারাও) তা বলেছিল নিশ্চয় 


নি 


যারা 
26 ৮1৮৫ ৪৫ 2 SD 
ss a ৬৩০ 5 ০০৪০ ০৯৮৫ চির 2224 
যা মন্দ ফরলসমূহ BES: তার! অর্জন করতে ছিল যা তাদের জন্যে 
করেছিল আপতিত হয়েছে 


কঠিন খারাব আযাব হতে বাচবার জন্যে সবকিছু বিনিময়ে দেয়ার জন্যে প্রস্তুত হয়ে যাবে। সেখানে আল্লাহর 
নিকট হতে তাদের সামনে সে সবকিছুই প্রকাশ হয়ে যাবে. যে বিষয়ে তারা কখনো ধারণা-অনুমানও করেনি । 
৪৮. সেখানে নিজেদের রোজগারের সব খারাব ফলই প্রকাশ হয়ে পড়বে । আর সেই জিনিসই তাদের উপর 
চাপবে যার তারা ঠাট্টাও বিদ্রুপ করছিল। 

৪৯. এই মানুষকে এক বিন্দু বিপদ যখনই স্পর্শ করে তখন সে আমাদেরকে ডাকে । আর যখন আমরা তাকে 
নিজেদের তরফ হতে নে'আমত দিয়ে ধন্য করি, তখন বলে, এ তো আমাকে “ইলমের' কারণে দেয়া হয়েছে! না, 
তা নয়। এতো পরীক্ষা-স্বরূপ; কিন্তু এদের অধিকাংশ লোকই তা জানে না। 

৫০. এই কথাই বলেছে এদের পূর্বে যেসব.লোক অতীত হয়েছে তারাও, কিন্তু তারা যা কিছু অর্জন করছিল তা 
তাদের কোন কাজেই আসল না। 

৫১. পরে নিজেদের উপার্জনের খারাব পরিণাম তারা ভোগ করেছে। 


AANA NN AT UL AS NN NN A AN AN 


SSS ISS SSS SSRIS তততততুত৩১১০১০১১ 


ৃ্‌ > 
কি (আমাকে) অক্ষত করতে তারা না এবং 


| 
, 
| 
॥ 

1 


আর এদের মধ্যে যারাই যালেম, তারা অতি শীঘ্ব নিজেদের উপার্জনের খারাব ফল ভোগ করবে । এরা আমাকে 
অক্ষম করতে পারবে না। 
৫২. আর তাদের কি জানা নেই যে, আল্লাহ যার রেযূক ইচ্ছা হয় প্রশস্ত করে দেন, আর যার ইচ্ছা হয় তা সংকীর্ণ . 
_ করে দেন। এতে নিদর্শন রয়েছে সেই লোকদের জন্যে যারা ঈমান রাখে। 
রুকুঃ৬ 
৫৩. (হে নবী!) বলে দাও, হে আমার বান্দাগণ* যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত 
হতে নিরাশ হয়ো না৷ নিঃসন্দেহে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে নিবেন। তিনি তো ক্ষমাশীল ও দয়াবান। 


৯. কোন কোন লোক এই শব্দগুলির বিন্বয়কর ব্যাখ্যাদান করে যে ঃ “হে আমার বান্দাগণ বলে জনগণকে 
সম্বোধন করার জন্যে আল্লাহতা'আলা নবী করীমকে (সঃ) নির্দেশ দিয়েছেন। কিন্তু আসলে এ ব্যাখ্যাকে 
ব্যাখ্যা বলা চলে না, এ হচ্ছে কুরআনের নিকৃষ্টতম অর্থগত পরিবর্তন, ও: এটাকে আল্লাহর বাণী নিয়ে খেলা 
করা বলতে হবে। এ ব্যাখ্যা যদি সঠিক হয়, তবে সমগ্র কুরআনই ভুল হয়ে যায়। কেননা, প্রথম থেকে 
শেষ পর্যন্ত কুরআন তো মানুষকে মাত্র আল্লাহতা'আলারই দাস বলে অভিহিত করে এবং কুরআনের সমগ্র 
দাওআত তো এই যেঃ ‘তোমরা আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করোনা'। ! 


| 


পারা ২৪ 
রি উর, ওর, এটি, কি, এরর ও রি এর এরি হৈ AAD 
/ 


AIA পাতা ct BES 25 CAEL 22 
ee পুরি wee i! eel w 
1৯৯০ 56) ৬১০০ ৯) ৮ il HEL ৩ ৪২৪০৪ 
অনুসরণ কর এবং তোমাদের সাহায্য ন! এরপর আযাব 
করা হবে 
LAT 2 22০ 5% 2৬ ৰ Aas নে 
টে তা ও ৩৪ (৩2 EEL OF 6 ৩০ 


তোমাদের উপর যে (এন) পূর্বে তোমাদের পক্ষহতে তোমাদের প্রতি নাযিল করা মা উত্তম 
আসবে রবের হয়েছে 
2 


$ 


/ 
/ 
রে 
“ 
‘A 
“ 
“ 
রর 
/ 
/ 
/ 
/ 
/ 
রে 
A 
‘A 
“ 
রঃ 
A 
‘ 
‘ 
/ 
/ 
/ 
Ct 
4 
‘A 
A 
/ 
৫ 
রে 
৫ 
A 
কটি 
/ 
৫ 
/ 
‘ 
/ 
“ 


RRR NN NNN NEN aN ANNES ONG AN RRRRANNANS ANA NNSNN NNN NNN 


৫৪. ফিরে এস তোমাদের রবের দিকে এবং অনুগত হও তাঁর, তোমাদের উপর আযাব আসার পূর্বে। কেননা, 
অতঃপর তোমরা কোন দিক হতেই সাহায্য পেতে পারবে না। 

৫৫. আর অনুসরণ কর তোমাদের আল্লাহর প্রেরিত কিতাবের উত্তম দিকের১০; তোমাদের উপর সহসা আযাব এসে 
যাবার পূর্বে- এমন অবস্থায় যে, তোমরা টেরও পাবে না। 

৫৬, এরূপ যেন না হয় যে, পরে কেউ বলবে, “আমার সেই অপরাধ যা আমি রবের সমীপে করছিলাম, এবং 
আমি তো বিদ্রুপকারী লোকদের মধ্যে শামিল ছিলাম, সে জন্যে আফসোস” । 


১০. আল্লাহর কিতাবের উত্তম দিকের অনুসরণ করার তাৎপর্য হচ্ছে- আল্লাহতা'আলা যে সব কাজের আদেশ 
দিয়েছেন সেগুলো পালন করা, যে কাজ করতে তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এবং দৃষ্টান্ত ও 
কাহিনীর মাধ্যমে তিনি যা কিছু এরশাদ করেছেন তা থেকে শিক্ষা ও উপদেশ গ্রহণ করা। অন্যপক্ষে যে 
ব্যক্তি তার আদেশ অমান্য করে; তাঁর নিষিদ্ধ কাজের অনুষ্ঠান করে এবং তীর ভাষণ ও উপদেশ দ্বারা 
অনুপ্রাণিত হয় না, সে ব্যক্তি আল্লাহর কিতাবের নিকৃষ্টতম দিককে অবলম্বন করে অর্থাৎ সেই দিক অবলম্বন 
করে যাকে আল্লাহর কিতাব নিকৃষ্টতম বলে অভিহিত করেছে। 


SLT GSS SS SSS SSAA ASSIASPPSIPISISS 


৫. 
৩ 
/ 
“ 
(4 
/. 
“ 
/ 
/ 
“A 
/ 
/ 
/ 
+‘ 
‘A 
রে 
ৈ 
TAL. 
‘ 
A 
+ 
/ 
রে 
/ 
৫ 
4 
/. 
‘A 
+‘ 
বং 
ৈ 
4. 
৫. 


এ 


৩৩ ২৩৩৭ SA NSN SN NN NON ৫৯ CASS SSSI SS SSS SSSPRSSSSSSASISISSSIPISY 


i 9/N8 


সুরা আযৃ-যুমার ৩৯ ১০৬ 


তর, গর ও এ, ওঁ, ও ওর ওর এর ওঁর গর এ রি এর কর ওর ওর, ও, এরর তরি পরি ৫ ওর কর এরর কর রও, ১৫১১, 


৬ ২৬ 


্ 
/ 
A 
৫ 
/. 
4 
রর 
“ 
2 
+‘ 
“ 
‘ 
“ 
/ 
‘ 
রে 
৫ 
/ 
৮, 
/. 
ৈ 
্ৈ 
“ 
রে 
্ৈ 
‘A 
্ৈ 
/ 
A 
৫ 
সে 
/ 
টা 
“ 
রে 
৫ 
্ৈ 
/ 
“ 
রর 
৫ 
+ 
(A 
৫ 
৫ 
রে 
রে 
/ 
/ 
/ 
/ 
+A 
রা 
4 
রে 
রে 
/ 
/ 
+ 
/ 
্ৈ 
/ 
৫ 
A 
/ 
+‘ 
৫ 
, 
৫ 
রে 
৫ 
/ 


3 AA A পা তর্ট CA Pd 3 পে ১96 রিং 
৫ ২৫ 2 ৩ GF Os UH 5৩ CE 
ক দেখবে যখন কেউ বপে 


হয়েছিল. 
L Ad EAA পাঠ ১৫ AE ARE 
26১১ ৫2973 4915 HT GM GF Id) 
কালো আল্লাহর ৷ 


: 5 2 

(৩০ ৬০৬৯ ৯৮ ৬৬ Wo 5) ০) ৩1 

অন্তর্ভুক্ত অবশ্যই আমাকে হেদায়াত আল্লাহ যে যদি কেউ বলে. অথবা 
আমি হোতাম দিতেন (এমন হতো) 


AY পাঠ ০৫52 


অথবা মুস্তাবীদের 
১) পা: 27 ৮ BAL ৫৫ 
উল এড ৬ 4৫5 0002 OKC 8৮ 


পর 2 322 
১১০০ | 5 
আমার _ . তোমার কাছে নিশ্চয় (বলাহবে) উত্তম আযলকারীদের অন্তর্ভুক্ত হোতাম আমি তবে একবার 


প্রত্যাবর্তন 
Aad প্র পাঠ পা পা 5 পর তা sO / ৮৮ ১৫ 4% 
As 59 ৬৪৬৮৯ OF ৬৮ 2 ৬১৬০ নি € 
fs CD ভা 5) হি 5 7 
দিনে এবং কাফেরদের অন্তর্ভুক্ত তুমি এবং তুম অহংকার করোছপে এবং তা তুমি তখন 


মিথ্যা বলেছিলে 


হিপ 22 2৩ ১৯০ 


০৮০০৪০১০৬৪৭ উপর মিথ্যরোপ (তাদেরকে) তুমি কিয়ামতের 
করেছে যারা দেখবে 


পিত্ত 25৮৫ 4 "2 Ld রত. তিনি 248 
56 2 
চিন্তিত 


হবে তারা না আর অমঙ্গল তাদেরকেম্পশ না 


৫৭. অথবা বলবে “হায়, আল্লাহ যদি আমাকে হেদায়াত দান করতেন, তাহলে আমিও মুত্তাকী লোকদের মধ্যে 
গণ্য হতাম” । 

৫৮. কিংবা আযাব দেখে বলবে “আমাকে যদি আর একবার সুযোগ দেয়া হত, তাহলে আমিও নেক্‌ 
আমলকারীদের মধ্যে শামিল হয়ে যেতাম ৷” 

৫৯. (আর তখন তাকে জবাব দেয়া হবে যে,) “কেন নয়? আমার নিদর্শনসমূহ তো তোমার নিকট এসেছিল। 
তখন তো তুমি সেগুলিই মিথ্যা মনে করেছিলে, অহংকার দেখালে ও কাফেরদের মধ্যে শামিল হয়ে থাকলে"! 
৬০. আজ যে সৰ লোক আল্লাহ সম্পর্কে মিথ্যা বলল. কেয়ামতের দিন তুমি দেখবে, তাদের মুখ কালো হয়ে 
গেছে। জাহান্নামে অহংকারীদের জন্যে যথেষ্ট জায়গা নেই কি? 

৬১, পক্ষান্তরে যারা এখানে তাকওয়া অবলম্বন করল, তাদের সফলতার কারণে আল্লাহ তাদেরকে মুক্তি দান 
করবেন। তারা না কোন দুঃখ পাবে, না তারা চিন্তাক্রিষ্ট হবে। 


৭৬ ৯ ২৬ ৯ ২৬ ৯৬ ২৬ 
জিততে AANA AD AAD DD DDD DS DSS 


পারা ২৪ 


RRR ভি ৩২৬ NNN NAN aN NaN. ২৬ ২৬ ২৬৯৮ 


জি AANA NN NAN NNO Dt 


সি 


১৯১ 


AAA AAP PPADS 


4 
ib 2 পাতি রা গিরি 
এ ৩৬৩ এ 5 ৬৩) 
(তাদের) রর 


/ রি ABA | পি ৫৯৮৫ wld 23 
৩৪ ৬৩৯৩5 ds ০০০৮ SA ৩ 
অন্তর্ভুক্ত তুষি অবশ্যই এবং তোমার কৃতকর্ম বিনষ্ট হয়ে যাবেই তৃমি শিরক অবশ্য 


ক্র যদি 
Lie প5 Ay Aw 2 22307 LU ৮ 
১১৩৩ (৩ 9955৯ ০৪ ৮5 AEE 4 ০: 


আল্লাহর তারাকদর না এবং 
ফরল 


শোকর কারীদের অন্তর্ভুক্ত হয়ে রর 
যাও SRN হা আল্লাহরই বরং 
০৫৫৫ 
৩৮১৬৬ (ই 
৮ 


৬২. আল্লাহ প্রত্যেকটি জিনিসেরই সৃষ্টিকর্তা এবং তিনিই সব জিনিসের অভিভাবক ও কর্মবিধায়ক। 
৬৩. যমীন ও আকাশ-মণ্ডলের ভান্ডার সমূহের চাবি তারই নিকট রক্ষিত। আর যারা আল্লাহর আয়াতসমূহকে 
অমান্য করে তারাই ক্ষতিগ্রস্থ হবে। 


ক্স AAA PAS 


্ 

/ 
রুকুঃ৭, 
৬৪. (হে নবী?) এই লোকদেরকে বলঃ “ তাহলে হে জাহেল লোকেরা, তোমরা কি আল্লাহ ছাড়া অপর কারো | 
বন্দেগী করার জন্যে আমাকে বলছ?” টু 
৬৫. (তাদেরকে এ কথা স্পষ্ট ভাষায় বলে দেয়ার প্রয়োজন হয়েছে, কেননা) তোমার প্রতি এবং তোমার পূর্বে গত 
হওয়া সমস্ত নবী-রসূলদের প্রতি এই অহী পাঠানো হয়েছে যে, তুমি যদি শিরক কর, তাহলে আমল নষ্ট হয়ে ্ 
যাবে, আর তুমি ক্ষতিগ্রস্থ হবে। ক 
৬৬. অতএব (হে নবী? তুমি কেবল মাত্র আল্লাহরই বন্দেগী কর এবং শোকর আদায়কারী বান্দাদের মধ্যে শামিল চি 
হয়ে যাও । ঠি 
৬৭. এই লোকেরা তো আল্লাহর কোন কদরই করল না; তাদের কদর করা যতখানি উচিত । (তাঁর টা 


৮ 
রত 


ফেব ০০ 


সূরা আয্-যুমার ৩৯ টি 


রঃ 


পারা ২৪ 
ও কি এটি, খ্রি, ওর ওর ওর করি রি রি ওটি এটি কি রর, করি রি এর বর ওর, ও বার ধরি ও ওর ওটি, রি রি, রি রি এ, কট এপি এরি ও ওর রি এরি, ওর বি, পি ধরি ওর ও রত, করি এ 
রে 

রে A তি পাজি পার 224 2 ০৫ / 

ও rai) As) ০2৩৮৩ এ uD)! 5 

ও দিনে তারই মুঠিতে সবটাই পৃথিবী অথচ 


ৈ 
রে 
“ 
৮ 
/ 
৮ 
রে 
/ 
৫ 
/ 
রর 
‘A 
/ 
৫ 
ৈ 
রগ 
/ 
্ 
‘A 
/ 
“ 
“ 
৫ 
রঃ 
/ 
৫ 
্ৈ 
চে 
‘ 
“ 
‘ 
/ 
“ 
‘ 
রং 
রে 
‘A 
4‘ 
রে 
/ 
CC 
‘ 
/ 
“ 
4‘ 
4 
‘ 
A. 
A 
৬ 
‘ 
রং 
রী 
রে 
ৈ 
“ 
+ 
৫ 
4 
৫ 
+‘ 
রং 
রর 
এ, 
+‘ 
/ 
/ 
রঃ 
রে 
+” 
/. 
4 
/ 


হবে 


212৪৫ ৫ 
A 25 ডঃ 112 / Eo 2.2 2 Fw রে ্ 11৫ 
ও 98 ~~ ১ 2 ১5৫৮, ০৪৯০ oy! 


তারাশিরক করে তাহতে তিনি মহান তাঁর ডান হাতের পেঁচানো অবস্থায় আকাশমন্ডলী 
যা উদ্দে পবিত্র মধ্যে (থাকবে) 
৯ 2 রা 11 | 5: া র্‌ টি 
০ Gr 
মধ্যে যারা ও আকাশমন্ডলীর মধ্যে যারা অতঃপর শিংগার মধ্যে ফুঁক দেওয়া এবং 
আছে [আছে) হবে 
57172122625 
১8 ৮ 28১75 ৮০১ (৩৭৯) ৮৪) 
তারা ফলে পুনর্বার তার মধ্যে ফুঁক এরপর আল্লাহ ইচ্ছা যাদেরকে এ ছাড়া পৃথিবীর 
দেওয়া হবে করবেন 


পে 5512 ? 


CIOL A 


‘~~ 
ত 
NN 
$ 


কুদরতের অবস্থা তো এই যে,) কেয়ামতের দিন গোটা পৃথিবী তীর মুঠির মধ্যে হবে এবং আকাশ-মন্ডল তাঁর ডান 
হাতের মধ্যে পেঁচানো অবস্থায় থাকবে১১। এই লোকেরা যে শিরক করে তা হতে তিনি পবিত্র ও উর্ধে । 
৬৮.আর সেই দিন শিংগায় ফুঁক দেয়া হবে। আর তারা সবাই মরে পড়ে যাবে, যারা আকাশ-মন্ডল ও যমীনে 


আছে, সেই লোকদের ছাড়া যাদেরকে আল্লাহ জীবন্ত রাখতে চান। পরে আর একবার শিংগায় ফুঁক দেয়া হবে 
এবং সহসা সকলেই উঠে দেখতে শুরু করবে, 


৯৯2০০২০১৪০০ ৮২৮০৭৬ 
১১. যমীন ও আসমানের উপর আল্লাহতা'আলার পূর্ণক্ষমতা ও আধিপত্যের চিত্র অংকনের জন্যে 'মুষ্টির মধ্যে' 


হওয়ার ও 'হাতের মধ্যে পেঁচানো থাকা'র রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। যেরূপ কোন ব্যক্তির পক্ষে 
একটি ক্ষুদ্র বল মুষ্ঠিমধ্যে দাবিয়ে রাখা এক অতি তুচ্ছ কাজ; কিংবা এক ব্যক্তি একটা রুমাল গুটিয়ে হাতের 
মধ্যে ধারণ করে এবং এ কাজ সে ব্যক্তির পক্ষে আদৌ কষ্টসাধ্য নয়; অনুরূপভাবে কেয়ামতের দিনে সমস্ত 
মানুষ (যারা আজ আল্লাহতা'আলার মহানত্ব ও বড়ত্রে ধারণা করতে অপারগ) তাদের নিজেদের চোখে 


দেখে নেবে যে সমগ্র যমীন ও আসমান আল্লাহতা'আলার ক্ষমতার হস্তে একটি তুচ্ছ বল ও এক সামান্য 
রূমালবৎ ছাড়া কিছু নয়। 


তি 


বি 


+” 
৫ 
“ 
/ 
Kf 
রং 
৫ 
‘ 
/ 
4. 
/ 
্ৈ 
/ 
+” 
/. 
/ 
/ 
তং 
্টৈ 
/. 
4 
“ 
‘ 
‘. 
৮ 
“ 
৮. 
রঃ 
্ৈ 
৫ 
৫ 
রঃ 
€ 
‘A 
ৈ 
রং 
৫ 
৫ 
৫ 
৫ 
/ 
্ 
/ 
‘ 
৫ 
/ 
৫ 
রে 
4, 
টন 
“A 
্ৈ 
্ৈ 
সঃ 
“ 
+“ 
/ 
€, 
্ৈ 
‘A 
A 
রে 
/ 
পা 
/ 
রে 
(4 
/ 
SS 


সুরা আযৃ-যুমার ৩৯ ১০৯ 


ক সেফ হেহেকেেতে রে 


্‌ তত YN RRR 
সিকি ০০০৯০৬০১০০১ 
EEE YALA SPP PSS 
REARRANGE ON GN ON 

ua 

১ 

৩ 

\ 

চা 

ls 

চক 

৯৯ 

নি 


ed AT পো 294.232 পর ৩০টি Nd বা 
(০ ৩৫ ৩, OUR YT ১ 5 ই 
সেকর্ম করেছে যা ব্যক্তিকে 2 এবং যুলুম করা হবে 


(উপর) 
| £2 A) মি 772০ 


তে 5 2 এপার ৩ পি Pd 
Ll um ৬৮ Ou CS (চা ৯ ৪ 
দিকে জা ১০ ফিকে তার। করে ই সম্পর্কে খুব জানেন তিনি এবং 


রত 2 2, শত ঢ 
EE REE 


তার দরজাগুলে। খুলে দেওয়া হবে তার(কাছে)পৌছিবে যবন শেষ পর্যন্ত দলে দলে জাহান্নামের 


৮:14 ৪ রর হত তল 
(০১২ ৪১২ ্ ০) 5 না টি (৪. 
তোমাদের গণ আমাদের 

জরে EON SS রসূল 5 তার রক্বীরা তাদেরকে 


1. OA রে 2-% টা নী 
৮৩ ss ও 6১১ 2 ৩ 
এই 


EEE 


৬৯. পৃথিবী উহার রবের ' নূরে ঝলমল করে উঠবে । আমলনামা সামনে এনে রাখা হবে: নবী-রসূল ও সকল 
সাক্ষীদেরকে উপস্থিত করা হবে । লোকদের মধ্যে যখাযথভাবে সত্যসহকারে ফয়সালা করে দেয়া হবে। এবং 
তাদের উপর কোন যুল্ম করা হবে না। 

৭০. আর প্রত্যেক ব্যক্তিকে সে যা কিছুই আমল করেছিল তার পুরাপুরি.বদলা দেয়া হবে। লোকেরা যা কিছু করে 
আল্লাহ তা খুব ভাল ভাবেই জানেন। 

রুকুঃ৮ 

৭১, (এই ফয়সালার পর) যে সব লোক কুফরী করেছিল তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নেয়া 
হবে। তারা যখন সেখানে পৌছবে, তখন উহার দুয়ার গুলো খোলা হবে এবং উহার কর্মচারীরা তাদেরকে বলবেঃ 
“তোমাদের নিকট তোমাদের নিজেদের লোকদের মধ্যে হতে এমন রসূল কি এসেছিল না, যারা তোমাদেরকে 


তোমাদের রবের আয়াত সমূহ শুনিয়েছে এবং তোমাদেরকে এই কথা বলে ভয় প্রদর্শন করেছে যে, এই দিনটি 


Xt 
/ 
৮ 
টা 
৫ 
রঃ 
্ 
্ৈ 
/ 
2. 
/ 
2. 
টা 
'/, 
/. 
'/, 
4. 
'/, 
৮. 
্ঃ 
2 
2. 
2 
2, 
2. 
টা 
/ 
৮ 
্ 
টে 
+ 
2 
৫ 
% 
2, 
4 
্ঃ 
/. 
) 
2. 
/, 
4. 
/, 
/, 
0 
/ 
টা 
+. 
a 
. 
/ 
4 
বর 
টা 
2 
টা 
'/. 
টা 
/ 
? 
৫. 
রঃ 
টে 
2, 
2. 
'/ 
রে 


~~ 


কেলজ তত ANA NANA AANA AAA DNDN AUN NNN 4N 


সূরা আয্-যুমার ৩৯ ১১০: ূ পারা ২ 


১ এরি, পর ও, করি ওর পর কা ওর ওর ওর 


সি 


পাঠ ১ তি id পঃ PAA এ 2 5 ad 11 ৮:৮০ তা 
টে ৯৬ ৩৩৫ ॥ = শেখ 
কাফেরদের বা অব হু. 
৯৬ নি তারা বলবে 
2 ২ পাও এরা পে ১৫৮৫ TZ 5 2, 
০৩১ 5৩৪১ ৬৬৬৯ Fe 2 he) ০৯ 
- অতঃপর তার মধ্যে চিরস্থায়ী হবে ' জাহান্নামের দরজাসমূহে তোমরা প্রবেশ বলাহবে 
কত নিকৃষ্ট | fe কর 
A ১৮৫৮ 2৫৫ পাও ৯৫ যেত ৮০৫০1 72, 
dl me) তি es 2909৬ \ ৬৮০ 
দিকে তাদের রবের না হা Le ০১১ অহকোরীদের আবাসস্থল 


রর 2 2 23 লে পরত পর্ণ এ 
0৩ 2 GH ৩০ 2 CHE ৬৩ ১ a 


বলবে এবং তার দরজাসমূহ খুলে দে এবং তার(কাছে)পৌছিবে যখন শেষ পর্যন্ত দলেদলে জানাতের 


পাও 1 রা +2 ৰ 2 ১ AA 21) ৮ 277 কী 
| তোমাদের উপর সালাম তার রং 


তারা জবাবে বলবেঃ “হ্যা এসেছিল! কিন্তু আযাব হওয়ার ফয়সালা কাফেরদের ভাগ্য লিপি হয়ে গেছে”। 
৭২. বলা হবেঃ “ প্রবেশ কর জাহান্নামের দরজাসমূহে। এখন চিরকালই তোমাদেরকে এখানে থাকতে হবে। এ 
অহংকারীদের জন্যে খুবই খারাব জায়গা” । 

৭৩. আর যেসব লোক নিজেদের রবের নাফরমানী হতে বিরতছিল, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে 
যাওয়া হবে। শেষ পর্যন্ত তারা যখন সেখানে উপস্থিত হবে, উহার দরজাসমূহ পূর্ব থেকেই উন্মুক্ত হয়ে থাকবে, 


তখন উহার ব্যবস্থাপকরা তাদেরকে বলবে “ সালাম- শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতি, খুব ভালাভাবেই 
ছিলে। প্রবেশ কর এতে চিরকালর জন্য” । 


৫ 
/ 
রে 
চৈ 
৮ 
/. 
/ 
“A 
/ 
রং 
৫ 
/ 
/ 
A 
/. 
Ce 
“ 
“ 
/ 
+‘ 
/ 
‘ 
্ৈ 
রর 
A 
/ 
/ 
2 
৫ 
/ 
রে 
‘ 
// 
« 
৫৫ 
ৈ 
€, 
“ 
৬ 
4“ 
/ 
/ 
‘ 
“A 
রে 
৫ 
‘A 
‘ 
‘A 
“ 
“A 
ৈ 
/ 
/ 
/ 
রে 
৫ 
্ৈ 
/ 
/ 
fh ১এর আরও একটি অর্থ হতে পারে !তোমরা সুখী হহ”! 
/ = 

বি 

রঃ 

রঃ 

রঃ 

‘ 

[A 

Lo 


নত EEL 
কি ৭২২২০৬০৬০২৬ ০৬০১৫৫৯৫৬৫৬ বেতন স্স্িস্বিস্১ি৯১০০০০স্০ ক 


৫৯ 


৬ 


তত তি ৩ A SAN NA NANA ADNAN AAD EN EEN ADEE ENA ADA NLDA. 


বা আযৃ-্যুমার ৩৯ ১১১. 


১৫, এ পা রর এরি, হর, এর তি 


And ৮7 Cr ১৫ Hider 
95 2 ৮৩০০2 ৪৩৩০ 


আমাদেরকেওয়ারিস এবং তার প্রতিশ্রুতি 
করেছেন 


বো 


১ লি হি E> Lal os 1৯৯ ০৯১১ 
অতঞ্রব ই যেখানে ট নি , টু 


১ “IIe 12 w তর্গ || 62 পাও A রা ৬১ পাঠ 
Wy ৬ টু 
Cia LL ah La) » ১০০ 
ed > PA ed রর > 
জগতসমূহের (ধিনি) আল্লাহর জন্যে সকল প্রশংসা বলা হবে এবং ন্যায়ভাবে 
রব 


৭৪. আর তারা বলবেঃ “শোকর সেই আল্লাহর যিনি আমাদের প্রতি তার ওয়াদাকে সত্য করে দেখিয়েছেন এবং 
আমাদেরকে যমীনের ওয়ারিস-বানিয়েছেন। এখন আমরা জান্নাতের যেখানে ইচ্ছা নিজেদের স্থান বানিয়ে নিতে 
পারি” । অতএব অতি উত্তম প্রতিফল আমলকারী লোকদের জন্যে । 

৭৫.আর তুমি দেখবে, ফেরেশতারা আরশের চারিপার্শ্বে ঘিরে থেকে নিজেদের রবের প্রশংসা ও তসবীহ করতে 
নিযুক্ত রয়েছে । আর লোকদের মাঝে যথাযথ সত্যতা সহকারে ফয়সালা চুকিয়ে দেয়া হবে এবং ঘোষণা করে 
দেয়া হবে যে, যাবতীয় প্রশংসা কেবল আল্লাহ রাব্বুল "আলামীনের জন্যে । 


্ৈ 
‘ 
‘ 
‘ 
‘ 
্ৈ 
“ 
“ 
‘ 
A 
নে 
৫ 
ৈ 
রঃ 
/ 
লৈ 
্ৈ 
/. 
৫ 
্ৈ 
৬ 
রে 
ৈ 
A 
ঞ, 
+‘ 
ৈ 
৫ 
/ 
A 
৬ 
/. 
৫৫ 
্ৈ 
৬ 
্, 
এ 
৫ 
/. 
লৈ 
/ 
/ 
/ 
মে 
্ৈ 
/ 
‘ 
‘ 
“ 
টে 
/ 
৮, 
4 
Ke 
“ 
/ 
রর 
৪, 
+ 
, 
4 
রত 
/. 
/. 
A 
‘ 
৫ 
/ 
৫ 
৮, 
রা 


হব স্তস্তস্বস্এস্এস৯১০৯১৯৮৯১ 


CANN NN NN NEN AEN 


সুরা আল্-মু'মেন ৪০ ১১২ 


SB 


ENE EOE DEE OEE ONE ENE ENDO EEO EN OOOO DAE EEE OOD OLN ONAL DD ENE 


নামকরণঃ এ সূরার ২৮ নং আয়াতের অংশ ৬7৮ J! ৬৭ ৬% 4৯১ 4) হতে সূরাটির 
নাম গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এ সেই সূরা যাতে একজন মু'মেনের কথা বিশেষভাবে বলা হয়েছে। 


RRR 


নাযিল হওয়ার সময়-কালঃ ইব্নে আব্বাস ও জাবির ইবনে যায়েদ (রাঃ) বলেছেন, এ সূরাটি 
সূরা যুমার এর পরপরই, নাযিল হয়েছে। কুরআনের সূরাসমূহের বর্তমান পরষ্পরায় এর জন্যে যে স্থান নির্দিষ্ট 
হয়েছে, নাযিল হওয়ার দিক দিয়ে এর স্থান তাই । 


নাযিল হওয়াকালীন অবস্থাঃ এ সূরাটি যে সব অবস্থার মধ্যে নাযিল হয়েছে তার দিকে সূরার 
. বিষয়বস্তুতেই স্পষ্ট ইংগিত রয়েছে। মক্কার কাফেররা তখন নবী করীম (সঃ)-এর বিরুদ্ধে দু'রকমের কার্যক্রম শুরু 
করেছিল । একটি হল এই যে, চারদিকে তর্ক-বিতর্ক ও ঝগড়া-ফাসাদ সৃষ্টি করে, নানা প্রকার উল্টো-পাল্টা প্রশ্ন 
তুলে ও নিত্য নতুন অভিযোগ উত্থাপন করে কুরআন শরীফের শিক্ষা, ইসলামের দাওআত এবং স্বয়ং নবী করীম 
(সঃ) সম্পর্কে লোকদের মনে এত সন্দেহ ও সংশয়ের অন্ধকার সৃষ্টি করে দিতে চেষ্টা করছিল যে , তা পরিক্ষার 
করতে করতেই যেন নবী করীম (সঃ)- ও ঈমানদার সমাজ নিঃশক্তি ও হীনবল হয়ে পড়ে । আর দ্বিতীয় হল এই 
যে, নবী করীম (সঃ)-কে হত্যা করার জন্যে তারা অনুকুল পরিবেশ সৃষ্টি করছিল। এ উদ্দেশ্যে তারা ক্রমাগত 
ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছিল। একবার তারা কার্যতঃ পদক্ষেপও গ্রহণ করেছিল । বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ 
ইবৃনে আমরু ইবৃনে আস (রাঃ) হতে বর্ণিত হয়েছেঃ একদিন নবী করীম (সঃ) হেরেম শরীফের মধ্যে নামায 
পড়তে ব্যস্ত ছিলেন । সহসা উকবা ইব্নে আবু মু'আয়ত সামনের দিকে অগ্রসর হল এবং সে রসূলে করীম (সঃ)- 
এর গলায় একটা কাপড় পেচিয়ে তাকে পাকাতে ও টানতে শুরু করলো। গলায় ফাস লাগিয়ে মেরে ফেলাই তার 
উদ্দেশ্য ছিল । কিন্তু ঠিক এ সময়েই হয়রত আবুবকর সিদ্দীক (রাঃ) সেখানে উপস্থিত হলেন। তিনি এসে ধারা! 
দিয়ে উকবাকে দূরে সরিয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ (রাঃ) বলেন, হযরত আবুবকর (রাঃ) যে সময় সেই 
যালেমের সংগে ধস্তাধস্তি করছিলেন, তখন তাঁর মুখে এ কথা গুলি উচ্চারিত হচ্ছিলঃ 

Id! ৮৯) ৩১১৪1 “তুমি এক ব্যক্তিকে কেবল এ অপরাধেই হত্যা 
করছো যে, তিনি বলেন আল্লাহই আমার রব” । 


SANNA ON 


সামান্য পার্থক্য সহকারে ‘সীরাতে ইবনে হিশাম' গ্রন্থেও এ কাহিনী বর্ণিত .হয়েছে। নাসায়ী ও ইব্‌নে আব, 
- হাতীমও এ কাহিনীই বর্ণনা করেছেন। 
আলোচ্য বিষয় ও মূল বক্তব্যঃ তখনকার অবস্থার এ দুটি দিবই ভাষণটির শুরুতে সপ ভাষায় 


- বলে দেয়া হয়েছে। পরবর্তী আলোচনায় এ দুটি দিক সম্পর্কেই অত্যন্ত প্রাণবস্ত, EL ss 
পর্যালোচনা করা হয়েছে। 


NN NAAN SANA NRA NRA SO A A AN NA SN AAA NN NNN AON NN NN NN EN EN NON NNN NN ON NE GN ৬ ৯ ২৬ ৬ 


৮০ ACIP AP 007 a aan ore an a A a0 a OF PEE, 


4১৫১৮৫৫এ১০,২:৮১৯১৮১১১১৮৮১৬৮ ১৮৮১০ ৫৮৫১৫৯৫৫৫১৮ 


হত্যার ষড়যন্ত্রের জবাবে মমেন ও ফেরাউনীদের কাহিনী শুনান হয়েছে (২৩-৫৫ আয়াত)। এই কাহিনী বর্ণনার 
মধ্য দিয়ে তিনটি বাহিনীকে তিনটি বিভিন্ন ধরনের শিক্ষা দেয়া হয়েছেঃ 

১. কাফেরদেরকে বলা হয়েছে, তোমরা আজ হযরত মুহাম্মাদ (সঃ)-এর সাথে যা কিছু ব্যবহার করতে চাও, 
ফেরাউন নিজের শক্তির দম্তে ঠিক তাই করতে চেয়েছিল হযরত মূসা (আঃ)-এর সাথে । তা হলে ফেরাউন যে 
পরিণাম ও পরিণতির সম্মুখীন হয়েছিল, এ কাজ করে তোমরাও কি সেই পরিণামই ভোগ করতে চাও? 

২. হযরত মুহাম্মদ (সঃ) এবং তীর অনুগামী ও অনুসারীদেরকে এ শিক্ষা দেয়া হয়েছে যে, এ যালেমরা বাহ্যতঃ 
যতই শক্তিমান ও পরাক্রমশালী হোক না কেন, আর তাদের মুকাবিলায় তোমরা যতই দুর্বল, অসহায় ও হীনবল 
হও না কেন, তোমাদের এ বিশ্বাস থাকতে হবে যে, তোমরা যে আল্লাহর দ্বীনকে উন্নত ও প্রতিষ্ঠিত করার জন্যে 
কাজ করছো, তার শক্তি ও ক্ষমতা অন্য সকল শক্তি ও ক্ষমতার তুলানায় অনেক বেশী । কাজেই এরা 
তোমাদেরকে যত বড় ধমক ও ভয়-ভীতিই দেখাক না কেন, তার জবাবে তোমরা শুধু আল্লাহর নিকট আশ্রয় 
চাইবে। অতঃপর সম্পূর্ণরূপে ও নির্ভয়ে কাজ করে যেতে থাকবে । যালেমের প্রতিটি ধমক ও অত্যাচারের জবাবে 
আল্লাহ পন্থী মানুষের নিকট একটি মাত্র জবাবই আছে এবং তা এইঃ 


22722 
“হিসাব ও বিচার দিনের প্রতি অবিশ্বাসী প্রত্যেক অহংকারী হতে আমি আশ্রয় নিয়েছি আমার ও তোমাদের 
রবের নিকট”। 
আল্লাহর উপর ভরসা ও নির্ভর করে সব রকম তয়-তীতির উর্ধ্বে থেকে দ্বীনের জন্যে কাজ করলে শেষ পর্যন্ত 
আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। তাহলে বর্তমানের ফেরাউনও সে অবস্থারই সম্মুখীন হবে যে অবস্থার সম্মুখীন 
হয়েছিল সেকালের ফেরাউন। সে সময়টা আসা পর্যন্ত অত্যাচার-নিম্পেষনের যত ঝড়ই উত্তল হয়ে আসুক না 
কেন, তা সবই অত্যন্ত ধৈর্য ও তিতিক্ষা সহকারে তোমাদের সহ্য করতে হবে। 
৩. এ দু'ধরনের লোকদের ছাড়া সমাজে তৃতীয় এক ধরণের লোকও বর্তমান ছিল। তারা মনে মনে জানতো ও 
স্বীকার করতো যে, মুহাম্মদ (সঃ)-ই সত্যপন্থী, সত্যের আদর্শ নিয়েই তিনি এসেছেন, আর কাফের কুরাইশরা 
অত্যন্ত বাড়াবাড়ি করছে। কিন্তু এ কথা জেনে ও মেনে নেয়া সত্বেও তারা নীরব-নিন্তন্ধ ভাবে হক ও বাতিলের এ 
দ্বন্দের তামাশা দেখছিল। আল্লাহতা'আলা এ প্রসংগে তাদের মনেও গভীর আলোড়ন সৃষ্টি করতে চেয়েছেন। 
তাদেরকে বলেছেন, সত্যের দুশমনরা যখন প্রকাশ্যভাবে তোমাদের চোখের সামনে এতবড় অত্যাচারমূলক 
আচরণ করে যাচ্ছে,তোমাদের প্রতি ধিক্কার, এখনো যদি তোমরা নীরব-নিক্রিয় থেকে এ তামাশাই দেখতে থাক 
তা হলে বুঝতে হবে, তোমাদের দিল একেবারে মরে গিয়েছে। যদি কারো দিল মরে গিয়ে না থাকে; তাহলে মাথা 
উচু করে দাড়ানো উচিত এবং সে কর্তব্য পালন করা উচিত যা ফেরাউনের দরবারে পালন করেছিল, তার 
দরবারেরই এক সত্যপন্থী মানুষ, আর করেছিল তখন যখন ফেরাউন হযরত মূসা (আঃ)-কে হত্যা করতে 
চেয়েছিল। আজ যেসব কারণে তোমরা মুখ খুলতে প্রস্তুত হও না, সেসব কারণ সেদিন সেই ব্যক্তিরও কর্তব্য 
পালনের পথে বাধা হয়ে দীড়িয়েছিল। কিন্তু সেই ব্যক্তি . 4 1 ৮৮741 ৪)১1- “আমার সব 
ব্যবহার আল্লাহর উপর সোপর্দ করলাম” বলে ও সব বিপদকে উপেক্ষা করে তার কর্তব্য পালনে অগ্রসর 
হয়েছিল। কিন্তু তোমরা স্পষ্ট দেখলে যে, ফেরাউন তার কিছুই করতে পারলো না। 


সূরা আল্‌-মু*মেন ৪০ ১১৪ পারা ২৪ 


Ns 


৬ ২৬ ২৬ ২৬ ৬ ২৬ ২ ৯ সি ২ ০৯ ৯ ৬ ৯৬ ২ ৯ ৬ ৯ ৯২৬ RIANA RRR NN NN AT A SAN NN NN NNN NEN NN NNN EN NN EN NEN 


৮/৮০০১৮০ 


লুল: লক 
SN GN GN EN Ne Ne ON NS GN ON SN NN NN DY I GN NON NN SN NG NN NNN NN NNN NN SN NOON SAAN ন্যস্ত 


সত্য দ্বীনকে নীচু করার জন্যে মক্কাশরীফে দিন-রাতে যে তর্ক-বিতর্ক অনুষ্ঠিত হচ্ছিল, তার জবাব যুক্তি ও 
দলীল দ্বারা তওহীদ এবং পরকাল বিশ্বাসের সত্যতা প্রমাণ করে তা দেয়া হল। আর এসব বিশ্বাসই ছিল হযরত 
মুহাম্মদ (সঃ) ও মক্কার কাফেরদের মাঝে বিবাদ ও দ্বন্দের আসল কারণ। মন্ধার লোকেরা কোন দলীল ও প্রমাণ 
ছাড়াই যে এই মহান সত্য কথাগুলির বিরুদ্ধে শুধু শুধুই ঝগড়া করছে তাও স্পষ্ট করে তোলা হল। অপর যেসব 
মৌলিক কারণে কুরাইশ সরদাররা নবী করীম (সঃ)-এর সাথে বিবাদ করছিল, সে গুলোকেও সুস্পষ্টরূপে প্রকাশ 
করে দেয়া হল। বাহ্যতঃ তারা দেখাচ্ছিল যে, নবী করীম (সঃ)-এর উপস্থাপিত শিক্ষা ও তাঁর নবুয়্যতের দাবীর 
উপরই তাদের আসল আপন্তি। আর এ কারণে তারা তাঁর কথা মানতে পারছে না। কিন্তু আমলে এ ছিল তাদের 
ক্ষমতার লড়াই ৷ ৫৬ নং আয়াতে স্পষ্ট ভাষায় তাদেরকে বলে দেয়া হয়েছে যে, তোমাদের মনের গভীরে লুকায়িত 
অহংকার ও গৌরব বোধই হল হযরত মুহাম্মাদ (সঃ)-এর কথা না মেনে নেবার আসল কারণ । তোমরা মনে কর, 
লোকেরা হযরত মুহাম্মদ (সঃ)-এর নবুয়ত বিশ্বাস করে নিলে তোমাদের প্রাধান্য ও কতৃত্ব কায়েম থাকতে পারবে 
না। এ কারণে তোমরা তাকে আঘাত দেবার জন্যে পূর্ণ শক্তিতে চেষ্টা করছো । 

এ প্রসংগেই কাফেরদেরকে বার বার সাবধান করে দেয়া হয়েছে যে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে তোমাদের 
ঝগড়া-বিবাদ ও বিতর্ক করার পরিণাম অতীত জাতিসমূহের মতোই হবে। আগ পরকালে তা'হতেও নিকৃষ্ট 
পরিণতি তোমাদের জন্যে অপেক্ষা করছে। সে সময় তোমরা অবশ্যই আফসোস করবে, অনুতাপে হায় হায় 
করবে! কিন্তু সে সময়ের অনুতাপ তোমাদের জন্যে কিছুমাত্র উপকারে আসবে না। 


৩ সি ২ ২২ ৯ ২ ২৬ ২৬ ৯ NSN 


১০৫/০৮৭ টস 


AS CS AAI SSSA SAS SAA SATE ০২১২২৯০০৬৫৯ ০৫৬৫৬০৬০৬৫৬ 


৫৫১৮১৮৮১৯৯৯ 


সূরা আল্-মু'মেন ৪০ ১১৫ পারা ২৪ 


৮১১১১১১2১৯১১১১১১০১১১১১১৮০১৮১১১৮১০১১৯৮১ ১০০১১০০৯১2১ 


| নুহ 732 ক 
৩95 টি 


৩১৩ Le Oa 
ঝগড়া করে না তীরই দিকে তিনি ছাড়া কোন নাই 
নি ইলাহ 


A 
2.) E 
ৈ 
রে 
/ 
টৈঃ 
/. 
টে 
hy | 
[ee 
বি 
Ct 
টে 
/ 
2. 
'/ 
H 
টৈ 
2, 
A 
A 
ZX 
ওঃ 
4 
“ 
CA 
রে 
৫. 
নে 
A 
2. 
৪ 
/ 
/ 
« 
A 
? 
“ 
“A 


~~ 
2924 


Ld রা শের রি রা 0 
DEAD ৬১১০, ১ শি: চে 8১ ৮ ৬ ও 


তাদের চলা ফেরা তোমাকে সুতরাং যারা এ ব্যতীত আল্লাহর নিদশনবলীর ক্ষেত্রে 


ধোকা দেয় না (ঘেন) pa 
} ৬ 
2১21 
দেশ ও মধ্যে 

নগরসমূহের 


৫ 
৫ 
্ৈ 
রে 
ঠৈ 
A 
ক্ুকুঃ / 
১. হা।- মীম । 5 
২. এই কিতাব আল্লাহর তরফ হতে নাযিল করা , যিনি মহাশক্তিশালী, সর্ব বিষয়ে জ্ঞানী, 5 
৩. গুনাহ মার্জনাকারী, তওবা কবুলকারী, কঠিন শান্তি দানকারী এবং অতি বড় অনুগ্রহ দানকারী । তিনি ছাড়া | 
মা'বুদ কেউ নেই, সকলকে তারই নিকট ফিরে যেতে হবে। 
8. আল্লাহর আয়াতে ঝগড়া করে কেবল সেই সব লোক যারা কুফরী করেছে। অতঃপর দুনিয়ার দেশ ও নগর pe 
সমূহে তাদের চলাফেরা তোমাদেরকে যেন কোন ধোঁকায় না ফেলে। রর 

্ 

রে 

A 

‘ 


মিস তিক RRA IAIN NAN NN ৯৩৯ 


ইটস ৫১৫১৫৮৫৮০১৫ বৈ এরি িিলে 


সূরা আল্-মু'মেন ৪০ ১১৬ পারা ২৪ . 


RITES IAS SASS SS SSS SSS 


2০ টি 2 2 ৫৫ 2? 


৬৪৪ ৩০1০০ 522 AZ BS ও 


(অন্যান্য) এবং জাতি তাদের মিথ্যাবোপ 
{ নৃহের পূর্বে 


1 


/ 

/ 

জা, 

সে 

্ৈ 

‘. 

৫ 

| ৈ 

1; A ও ০ পা 22 ৫% ৩৫৪ ১, 2 রর 

তে ) Er টা 
|: 

‘ 

রং 

A 

A 

রর 

? 

ৈ 

রী, 

৫ 


তারা ঝগড়া এবং ৮ আরে a প্রত্যেক শপ এবং তাদের 


করে ছিল 
পু রোব ডি বে 2 ৮1 
(দেখ) সুতরাং + ফলে মহাসত্যকে 4 বি দর ১০০০৭: 


চি 6804 ৩৪০ 22 DUS £ 95089 ্ 
উপর EE নদী কার্যকর হল এরূপে এবং অ্মোর শাস্তি 
Ee ৩55 62% ০৮1 রা রি ৫ 


ক 


62212282052 পে ১৮ ৬৮৮ ৫৫ 5 এপার? 


৩৮৪৮১ [৪০ oy Um ৭৯ ৩৯ | 
তারা ঈমান রাখে এবং তাদের রবের প্শংসাসহ পরি সা শি এবং সর) 


1 পে ১১ 24020 ্ত 
AEE) 2 (৩)১১৪৯০৪১ No 


/ 
/. 
/. 
৮ 
4 
রে 
্ 
ৈ 
৫ 
্ 
রঃ 
রা 
্ 
/. 
? 
টে 
Q 
টে 
/. 
ধরি 
‘ 
গৈ 

ঈমান আনে (তাদের) জন্যে তারা ক্ষমা প্রাথনা এবং তাঁর ৫ 
যারা করছে উপর. 5 
/. 
্ৈ 
/ 
/ 
/ 
রা 
রং 
নে 
(2 
2 
0. 
্ 
“ 
/ 
Y 
+. 
/ 
রে 
(2 
রে 
/ 
্ৈ 


৫. এদের পূর্বে নৃহের জাতিও অমান্য করেছে । আর তার পর আরো অধিক জন-সমাজও এ কাজ করেছে। ' 
প্রত্যেক জাতিই তাদের রসূলের উপর হামলা চালিয়েছে, যেন তাকে গ্রেফতার করতে পারে। তারা সকলেই 
. বাতিলের হাতিয়ার সমূহের ছারা সত্য দ্বীনকে নীচ দেখাবার চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে 
পাকড়াও করেছি। পরে দেখ, আমার শাস্তি কত শক্ত ছিল। 

৬. এমনি ভাবে তোমার আল্লাহর এই ফয়সালাও সেই সব লোকের উপর কার্যকর হয়েছে, যারা কুফরী করেছে। 
তারা জাহান্নামগামী হবে । 
৭. আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, আর যারা চারপার্শ্বে উপস্থিত থাকে, সকলেই তাদের আল্লাহর হামদ্‌ 
সহকারে তসবীহ করছে। তারা তার প্রতি ঈমান রাখে এবং ঈমানদারদের জন্যে মাগফেরাতের দো'আ করছে। 


NANNING NN NN NN NANNING SN NN GN GN ON IS ON ON NN 8 NSN CSN NNN NN SN NN ON ON NON ON EN OO CDE) 


EACNCAARAALACR ALAA AALALAALAAAAADARAAADDAALAALADLALDDS এত ০১৮১০১০০ 


$ ' জরা আল্-মু'মেন ৪০ ১১৭ 


৯৮৯১৮০১১০৮৯১১০৮০১৯৮৯১০১০৯৮০১১১০৮৯৯৮৯৮১৮৯০১০০০০১৯১৯১৮১০১০১১১০১১১০১০১৯১০০১৯১৯১১৮৮১৯৮১/৯১৮০ 


| 


৫ 


রর £1 পেশ ০ পু ৫ AED Ee 
2 5 ১৬৯৯) রে ৬৩৬৩ 8 9 
“ নী 
দশ ৮ আহহ | লিগ আক আন রা 
রর 
রে 
পা 
“ 
A 
ৈ 
্ৈ রি 
‘ 
ৈ 

শি 
fe চিরস্থায়ী আরাতসমূহে তাদের প্রবেশ এবং হে আমাদের দোযখের শার্তিহতে) 
৫ ? 
্ৈ পর্ণ লি 
২? রর পার্পির্ট তর হিপ 7 256 I/F 
A] ৩ ০75 সরা us lo ৩১০ ৯ (৮৪৩১ টা 
ও ও ৮ ৯ সৎকর্ম করেছে যারা এবং তাদের হুমি ওয়াদা যা 
2, ১০৬০ করেছো 
র্ > ক 22 £2 2 % ৬ 
Al ১৩০১৩) ০৪১ ডে yl EH SITES 
ন) রী রে এবং প্রজ্ঞাময় পরাক্রমশালী তুমিই তিনি তাদেরবংশধরদের 
৮ (হতে) তাদেরকে 
he (2 a» Ir 


2 ৬১ ১৮4০৯ ৬ ৬০৯ 


সেই এ এবং তাকে তালে সেদিন 
কবে এ (সব) সাব বাঁচাবে যাকে এবং 


0 ৯5 
"বিরাট 


i 


৭৬ 
AAAS AAAS ০০০১০১০৩০০১০১৩১০৬০১:০১০০০-০১০১৫-১০ পি 


তাঁরা বলেঃ “হে আমাদের রব' ', তুমি তোমার রহমত ও ইলম ছারা সকল জিনিসকে গ্রাস করে রেখেছ। সতত, 
ক্ষমা করে দাও এবং দোযখের আযাব হতে বাঁচাও সেই লোকদেরকে, যার৷ তওবা করেছে এবং তোমার পথ 
অবলম্বন করেছে। 
৮. হে আমাদের রব ! আর তাদেরকে দাখিল কর চিরস্থায়ী জান্নাত সমূহে, তুমি তাদের নিকট যার ওয়াদা 
করেছ। আর তাদের পিতা-মাতা, স্ত্রীগণ ও সন্তানদের মধ্যে যারা নেক হবে (তাদেরকেও সেখানে তাদের সংগেই 
পৌছে দাও)। তুমি নিঃসন্দেহে নিরংকুশ-শক্তিমান ও মহাবিজ্ঞানী। 

৯. এবং তাদেরকে বীচাও যাবতীয় অন্যায় ও খারাবী হতে। তুমি যাকে কেয়ামতের দিন যাবতীয় খারাবী হতে 
বাচিয়ে দিলে, তুমিই তার উপর রহম করলে । বস্তুতঃ ইহাই বড় সফলতা” । 


CE EE A SAAR AA PLP DPN ৮৬ ৯ ৬৬৬০১ ৬ 


৬ 
হি) 
ও 


১৫০০১০৭ত টা টি 


সূরা আল্-মু'মেন ৪০ ১১৮ পারা ২৪ 


৬ 


চি EES হি ES Ld নে ৫ 
৯] এতা ২ ১১১১৬ 2 xl 0) 
র যারা নিশ্চয় 
ELE রদ টি 28 এপি 
৬৮৫৯ BL ৬১০৬২ ২) 2 ৩৪ 
ঈমানের 


1 ১১০৫৩ ALE Zl তো © Us 5৫ 


আমাদেরকে তুমি ও ‘দুবার আমাদেরকে তুমি হেআমাদের তারা বলবে তোমরা তখন 
জীবন দিয়েছ মৃত্যু দিয়েছ বব অস্বীকার করতে 
5.৬ 2০০৮ 1) 2722 (৫৯ পট ৫0 $ রা 

8 ডঃ ৬ ৬৬ 
৩০7১৯ শি) ৬৪ ৯৩৬ ১১১০৯ IE 
কোন বের হওয়ার দিকে কি এখন আমাদের গুনাহ আমারা স্বীকার করছি দুবার 

(মুক্তির) রে সমূহকে এখন 
উট পু. LIA 2 তে 2 রত 7৫. Bt 2 পা 


৬ ৬৬ ৬ ৯ ৬ ৯ ৬ ২৬ ৬ ৭৯ ৬ ৬৬ ২৬ ২৬ ৬ ২ ৬ ২ ৯ ৬ ৯ ৯ ২৬ ২৬ ২ ৬৯ ২৬ ৬ ৬ ৬ 


রণ 
le 4১০ ১৬১৯৪ 5) > ১1 AD 
যদি এবং ও তীরএকতের আল্লাহর ভাকা হতো, যখন একারণে (বলাহবে) নত 
করতে (প্রতি) ৬ যে তোমাদের এ (অবস্থা) 


2, তি 9 এোর্প ঠ 2 4৫ 5 22 2 2৫ 
Nl ০ 2 ৬৭৫ ৮1১25) 7 ১১৪৪ 
চর কেন তোমরাঈমান তার সাথে শ্রী শরীক করা। 


j ম্বোচ্চ এখতিয়ারে আনতে (অন্যকাউকে) হতে 


রুকুঃ২ 

১০. যেসব লোক কুফরী করেছে. কেয়ামতের দিন তাদেরকে ডেকে বলা হবেঃ“ আজ তোমাদের নিজেদেরই উপর 
তোমাদের যতখানি কঠিন ক্রোধের উদ্রেক হয়, আল্লাহ তখন তার চাইতেও অধিক ক্রদ্ধ হতেন যখন 
তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হত আর তোমরা অস্বীকার করতে থাকতে” । 

১১. তারা বলবে, “হে আমাদের রব , তুমি নিশ্চয় আমাদেরকে দুবার মুত্যু ও দুবার জীবন দান করেছ১। এখন 
' আমরা আমাদের অপরাধসমূহ স্বীকার করে নিচ্ছি । এখন এখান হতে বের হবার কোন পথ আছে কি?” 

১২. (জবাব দেয়া হবে,) “তোমরা যে অবস্থায় নিমজ্জিত হয়েছ, তার কারণ এই যে, যখন তোমাদেরকে এক 
আল্লাহর দিকেই ডাকা হচ্ছিল, তখন তোরা তা যেনে নিতে অস্বীকার করছিলে । আর যখন তীর সাথে অন্যদের 
যোগ করা হতো. তখন তোমরা মেনে নিয়েছিলে। এখন চূড়ান্ত ফয়সালা তো মহান স্রষ্টা আল্লাহর হাতেই নিবদ্ধ”? 


EX 
সং 


১. দু'বার মৃত্যু ও দু'বার জীবন বলতে সেই জিনিস বুঝানো হয়েছে যার উল্লেখ সূরা বাকারার ২৮নং আয়াতে 
করা হয়েছে। 


৬০৬০ ০৬ ০০৯ ০৬০৯ ৬৬ ৬ ২৬ ১৭৬ ২ ৯ ৬ ৬ ৬ ৬৬ ৬ ৬ ৯ ৬৬৯ ৬ AALS 


2০১৯৯১০১2১০৯১৯১১০৯৯০১১১০৯১০১১১০7০৯১০79১০১১১০১১১7 


৫১৫৯১১১০১১০ ৫৮ 
AAALAC AACA Y 


NADA ADDN AAA RRR তত জিতুুজজুততুতেতেেততততততত 


সূরা আলু-মু'মেন ৪০ 2 পারা ২৪ 


রঃ 
ঠা 
‘ 
এলি 
4 
গৈ 
্ৈ 
ৈ 
“ 
রে 
“ 
রে 
‘ 
Et 


চা ৯১৬৬৭ ৩৩ 


চু 


৬ ৬ ৬৬ ২৬ ৬ ৬ ৬৭ 


৯১৮১৮১৮৮১৮৯৮১৮১১১১১৮১০৯৮১৮০১৮১০১৯৮১০১০০০০১০১০১০৮৯১০১০ NN GN ON GN EN INN ON NN NN NN I Ne NN NN NN 


রর 


চিরে ERE 2622 HED 2 ESA 
১৩১৬ sl ৩৪ PN ০855 ভি yx GN 52 
রিযৃক আকাশ হতে তোমাদের প্রেরণ ও নিদর্শনাবল। তোমাদের যিনি তিনিই 
58 ডিন. ছা (আল্লাহ) 
72 SPAY 2s 2/ add ৫ 
০১৯৮ 4531 15526 টি ৯৮৫ ০% *) ৬৩৪ 0 5 


একানিউ হয়ে আল্লাহকে সুতরাং মনোনিবেশ করে যে এব্যতীত শিক্ষাগ্রহণ করে না এবং 
তোমম। ডাক (আল্লাহর দিকে) 


॥ ৫ 2, / 2725৮ তি OA 
EDU Am ০ ০১৮৯৮) 5 ৯ ১ ৬০ ৪ 
রে কাফেররা 


অপছন্দ করে যদিও এবং  আনুগত্যেকে তীরই 


কান. হত | নির্দিষ্ট করে) জন্যে 
2 4৫ 1 
৩০ ৪ LES ৩০ 45 so ৩2 72 le ০) ১১ 
মধ্য ইচ্ছে করেন যাকে উপর তার নির্দেশে করেন আরশের মালিক 
হতে তিল) | 


DRO 2» 7 I ৮৫ 
5 352 ৮৯ 22 0৩৯৩ 22 চা 
আবরণ শুনা হবে তারা সেদিন সাক্ষাতের রে এ তীর বান্দাদের 
পরি ! Ar | 2৮ 
73/3, 23 2232 % 5552 ৰ 
522 AON ৮৪৬৩৮৪০4১০৬ ৩ ্ 
কোল তাদের মধ্যে আল্লার কাছে গোপন 
SE কর্তৃত্ব (জিয়া কিছুই হতে 
১৩. তিনিই তোমাদেরকে নিজের নিদর্শনসমূহ দেখিয়ে থাকেন এবং আসমান হতে তোমাদের জন্যে রিষ্ক নাযিল 


করেন২। কিন্তু (এসব নিদর্শনাদি দেখে) শিক্ষা কেবল সেই ব্যক্তিই গ্রহণ করে, যে আল্লাহর দিকে মনোনিবেশ 
করে। 

১৪. (অতএব হে মনোনিবেশকারীরা) আল্লাহকেই ডাক, নিজেদের দ্বীনকে কেবল তীরই জন্যে খাঁটী ভাবে নির্দিষ্ট 
করে- তোমাদের এই কাজ কাফেরদের পক্ষে যতই দুঃসহ হোক না কেন। 

১৫. তিনি অতি উচ্চ মর্যাদাশালী,. আরশের যালিক। তীর বান্দাদের মধ্যে হতে যার প্রতি ইচ্ছা করেন নিজের 
নির্দেশে রূহ" বা ওহী নাযিল করে দেন, যেন সে সাক্ষাতের দিন সম্পর্কে সাবধান করে দেয়। 

১৬. সেই দিন যখন সকল মানুষ আবরণ শূন্য হবে, আল্লাহর নিকট তাদের কোন কথাই গোপন থাকবে না, 
(সেই দিন ডেকে জিজ্ঞাসা করা হবেঃ) “আজ বাদশাহী- একচ্ছত্র আধিপত্য কার?” 


২, অর্থাৎ বারি বর্ষণ করেন যা জীবিকার উপায় স্বরূপ; উষ্ণতা ও শীতলতা নাযিল করেন, জীবিকার উৎপাদনে 
যা খুবই কার্যকর। i 


৮০০৮০১২০১০৭ ১১১৮৮ লৈ ৫৫৫০৫১৫১৫০৫ 


সূরা আল্‌-সু'মেন ৪০ ৯২০ পারা ২৪ J 


3 

্ / 24% &2 | 5.5 ৮22 PAE ৮৫4 
| ৫ ৬ ৮১০ 

fe 2 2 (5১2০ ০০৪০ ০১2) yl 4১ 

| প্র বিবয়ের ব্যক্তিকে প্রত্যেক প্রতিফল দেওয়া (বলাহবে) সর্বজয়ী (যিনি) (সবাই বলবে) 

্ যা হবে একও একক আল্লাহরই 

্ 

গ 

ba 


আজ 
৩) ৮০৪ PE I es 


সি 


পে 32342 


GIL (8০ ৩১ ১:০১) CANES AC 9৮ 


9৮১০৮৮৮৪০১১ খিয়ানত (আল্লাহ 
মেনে নেওয়া 
রাখে (অর্থাৎ চোখের চুরিও) জানেন হব যার কথা) 
e222 AIHA পাক কির AL তর DA 
25> ১০ ৩১৮৩৬ ৩৮৬ টু ৮৬০০৩ (552) dls 
হানি ছাড়া তার ওকে যাদেরকে এবং সঠিকভাবে ফয়সাল। আল্লাহ এবং 


Et 232 2 B82 2 Y ৫ 2 2৮ 2 7 
টে 2৮৫) 22 ALY OL ৮5৫৪ ০৮০৪: Y 


সবকিছুই দেখেন সবকিছু শুনেন তিনিই আল্লাহ নিশ্চয় কোন কিছুরই ৰহণ যে না 


(সমগ্র সৃষ্টি লোক বলে উঠবে “একক মহাপরাক্রমশালী আল্লাহর "।' 
১৭. (বলা হবেঃ) আজ প্রত্যেকটি প্রাণীকেই তার উপার্জনের প্রতিফল দেয়া হবে। আজ কারো উপর যুলম করা 
হবে না। আর হিসাব গ্রহণে আল্লাহ খুবই ক্ষীপ্র। 

১৮, হে নবী, ভয় দেখাও এই লোকদেরকে সেই দিন সম্পর্কে, যা নিকটে পৌছেছে, যখন কলিজা মুখের নিকট 
এসে যাবে, আর লোকেরা চুপচাপ দুঃখ হজম করে দীড়িয়ে থাকবে। যালেমদের কেউ দরদী বন্ধু হবে না, না এমন 
কোন শাফায়াতকারী, যার কথা মেনে নেয়া হবে। 

১৯. আল্লাহ্‌ চোখের চুরিকেও জানেন, আর সেই গোপন কথাও জানেন, যা বক্ষদেশ লুকিয়ে রেখেছে। 

২০. আল্লাহ নিরপেক্ষ ও যথাযথ ফয়সালা করবেন। আর (এই মোশরেকরা)আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে, 
উহারা তো কোন জিনিসেরই ফয়সালা করবে না। বস্তুতঃ আল্লাহই সবকিছু শোনেন এবং দেঁখেন। 


জেতে তত তত ২০২২০০০০০৬১ 


কারি 


. সুরা আলৃ-মু'মেন ৪০ ১২১. জানা 


১৯ ৬ ৯ ৯ ২৯৬ ৯২০ ২ ২৬ ৬৯ ৮ ১৬ ২ ১ ১ ২ ২৬ ৬ ৬ ৯ ANNAN ANN সি বি ৬২৬ ২৬ ৬ ক ৩৯ ৬৬ 
/ 


৬ ৩৮ 155 ৩ 3 1১০ 2 


পরিণাম 
তর দেষতে পেত বীর মধ্যে ভারা ভ্রমণ করে নাই কি 


৬ 


1 


2 AAAS 2200 


$ 8% ৪ ৬৩ ১ ৬, ৮০৫১ ৩ Ld ৩৬০ 


শক্তিতে এদেরচেয়েও প্রবলতর তাদেরপূবে নি 


০৬ C5 ৮৯৩১ 4) 2 6 ০৪১৪ ও 1 5 


ছিল না এবং তাদেরগোনাহসমূহের আল্লাহ ': তাদেরকে অতঃপর, পৃথিবীর মধ্যে কীর্তিসমূহে 


কারণে 7 
2 ১৮1৫ 55৫ 5 পে ৬ এনটর্ি, 
৮৫৩ ও রর ৪ ৩১১ ৩315 ৩০ ০ ৩2 
তাদের কাছে আসত ৪৮০৮৩ কোন. আল্লাহ হতে তাদের জন্যে 
4 ৬ lp) 2 বি 22 232722 
5 AS) ৮০৪) (১ ৩৬৯ তি ১25 ৬১৩৯ ৮১) 


শ্িশানী ভিনি আল্লাহ তাদেরকে ধরলেন তখন তু কি নিদ্শনাবনীনহ তালের গর 


রর ANNAN A ATNNNN NN NN SN NSN ON NON NN NN NEN ON ENN PN ON NNN 


DE) 
ou ৩১৬১৪ 
“দন্ডদানে কঠোর 
রুকুঃ৩ 
২১. এই লোকেরা কখনো যমীনে চলাফেরা করেনি কি? তাহলে তারা তাদের পূর্বাগামী লোকদের পরিণাম দেখতে 
পেত । তারা তো এদের তুলনায় অনেক বেশী শক্তিশালী ছিল এবং এদের অপেক্ষা অনেক বেশী ও বিরাট 
নিদর্শনাদি যমীনের বুকে রেখে গেছে। কিন্তু আল্লাহ তাদের গুনাহের কারনে তাদেরকে পাকড়াও করলেন ; আল্লাহ 
হতে তাদেরকে বাচাবার কেউ ছিল ন!। 
২২,তাদের এ পরিণাম হল এ জন্যে যে, তাদের রসূলগণ তাদের নিকট সু্পষ্ট-প্রমাণাদিও নিয়ে এসেছেন, 
অতঃপর তারা তা মেনে নিতে অস্বীকার করেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে পাকড়াও করলেন। নিশ্চয় তিনি 
বড় শক্তিধর এবং শাস্তিদানে বড় কঠোর । 


৩. বাইইনাত....১৬ বলতে তিনটি জিনিসকে বুঝানো হয়েছে, প্রথমে- এরূপ স্পষ্ট প্রকট নিদর্শন ও 
চিহ্নসমূহ যা আল্লাহর পক্ষথেকে তার রসূল হিসেবে সাক্ষ দান করে। দ্বিতীয়- এরূপ উজ্জ্বল দলীল সমূহ ' 
যা তার উপস্থাপিত. শিক্ষার সত্য হওয়া সম্পর্কে প্রমাণ দান করে। তৃতীয়- জীবনের সমস্যা ও 
ব্যাপারগুলো সম্পর্কে এরূপ সুস্পষ্ট হেদায়াত দেখে প্রতিটি সুস্থ্য-বুদ্ধির মানুষ বলতে পারে যে এরূপ 

. নির্মল নিক্কলুষ শিক্ষা দান কোন মিথ্যাচারী স্বার্থপর মানুষের পক্ষে সম্ভব হতে পারে না। 


NAIA তিন্নি SN NN NAAN NN SS NNN ON NON ON ON 
fe fe Sf ২ ২ ৭: ff Sh fff fff ৬ ২৬ ১ ৯৬ RRR RRR RRR RRR ARRAN AN NS SA NNN NSN SAN ANAS NANA SN EN 


সূরা আল্-মু'মেন ৪০ ১২২ পারা ২৪- 

৮১৮১০১০১১৯/০১১০১১০১১৯১১০১৮১১১১০১৯০১১১১৯৮১০১১১১/০০১১১১১১১১৯১০১১০১ ১১৬২১৬৯১৬৬৭ 
Lub 1 ১.5 ॥ 2 / 
(০৮০ ভিটা ৬৬৪) 5 
আমরা প্রেরণ নিশ্চয় 

টস মুসাকে এবং 

রি ৪৫:৫1 ৫:2৫ 22 DA DH 

35 25 5 558 ৫) ৪৬ 

সুস্পষ্ট 


Pac 
ও  ফিরআউনের নিকটে 


EES OES bn 
ভাদেরকাছেনিয়ে পুরে. মিথ্যাবাদী ডিক 


এল 
22/1 A232 


A Et TTL CUT ৫ 
মির হিরন এবং তার উপর ঈমানএনেছে' ১৫ পুত্র সন্তান ত 
22) (2 চর ৮ 

১৬ 55 0 4, 028) ৫৫০ 


টি বলল এখং রিখফসভার মধ্যে এব্যতীত কাফেরদের যড়যন্তর নয় এবং 


(0568 


৬ ২৬ ২ ২৬২৬ ৬৯ ২৬ NN NNN NNN ON NAAN ৬৬ ২৬ ৬৯৬১ NS Ne NNN 


যে আমিআশংব। পর তাররবকে সে ডাকে যেন এবং মুসাকে আমি হও আমাকে ছাড় 
করি আমি ফোন 


৪ 9৩60 5h ও 92 3 ৫৪১ 0৩৫ 


বিপর্যয় “দেশের মধ্যে বিশ্তর করবে তোমাদের দ্বীনকে সে বদলে 
ফেলবে 


২৩-২৪. আমরা মূসাকে ফেরাউন ও হামান এবং কারুনের প্রতি নিদর্শনসমূহ ও সুস্পষ্ট নিয়োগ-পত্র সহকারে 
 পাঠিয়েছি। কিন্তু তারা বলল “ যাদুকর, মিথ্যাবাদী” 

২৫. পরে সে যখন আমাদের তরফ হতে প্রকৃত সত্য তাদের সামনে নিয়ে আসল তখন তারা বলল “যারা ঈমান 
এনে তাদের সাথে শামিল হয়েছে তাদের সকলের পূত্র-সন্তানকে হত্যা কর, এবং মেয়ে-সন্তানকে জীবন্ত রাখ”। 
কিন্তু কাফেরদের গৃহীত কর্ম-কৌশল নিষ্ফল হয়ে গেল। একদিন ফেরাউন তার দরবারের লোকদেরকে বলল? 
২৬. “আমাকে ছাড়, আমি এই মৃসাকে হত্যা করে ফেলি, সে তার রবকে ডেকে দেখুক । আমার আশংকা হয়, 
এ লোক তোমাদের দ্বীনকে বদলে ফেলবে কিংবা দেশে বিপর্যয় ডেকে আনবে” । 


৯ ৯৬০৬ ২৬৯ ৬ ৬ ৬ ১৮ ২ NO ২৬ ২ ৬ ২ ১ NN ২৬ ৯৮৬ 


৮১০৮১৮১৮১৮১ পেল গর্পর্৫১৩৮,,০১৮১৮ 


“ 
রি 
কি 
রি 
A 
রি 
A 
“ 
ৈ 
রর 
৮ 
রে 
*ৈ 
FA 
বটি 
বি 
৮ 
A 
A 
ৈ 
করি 
[A 
ৈ 
রো 
তা 
রর 
নর 
A 
Kd 
‘lL 
A 
বি, 
রি 
ঠা 
ll. 
/. 
‘ 
(০ তি ৩ পার্ট £€৫ ৩ ৮ 2পাঠ 5 ৫ 297 f 
১0 5430 FU 2 (৮5 08510 (১১১ |} 
CA 
গৈ 
CA 
CA 
A 
চি 
at 
‘ 
CA 
নে 
বি 
[A 
৮ 
[A 
বি 
“ 
৮ 
‘ 
“ 
রি 
A 
তি 
রি 
টি 
৮ 
রন 
রর 
রগ 
A 
কি 
A 
বটি 


সূরা আলু-মু'মেন ৪০ ১২৩ পারা ২৪. 


রর 


নু ডি, 
Ae BOE 056 5 3% ৩০ ঠা 
অহংকারীব্াক্তি প্রত্যেক হে = নক * অনার ০০৬ মি সুধা বলল খবং 


‘ 
“ 
+ 
/. 
/ 
৬, 
ৈ 
রর 
/. 
র্‌ 
্ৈ 
রে 
/ 
রে 
ৈ 
“ 
৬ 
A 
সে 
4 
৫ 
A 
“ 
+. 
+‘ 


এপি, ৩৪ £ 2 4h তা 6 


উঠি 


সে বলে 


সেহয় যদি কিন্তু তারমিথ্যা উপর তবে 
চট 2 তির টি ৫ 2 
(৩০ (5৩42 ৯) all 6,485 ও (০০ টে ) 
(এমন) পথ দেখান না আল্লাহ্‌ নিশ্চয় তোমাদেরকে সে ভয় (তার) ন 
দেখাচ্ছে 


'ৰড়মিথ্যাবাদী সীমালং ঘনকারী 


২৭.মুসা বলল “আমি তো পরকালের প্রতি ঈমান রাখে না এমন প্রত্যেক অহংকারীর মুকাবেলায় আমার রব ও 
তোমাদের রবের পানাহ গ্রহণ করেছি” । 

কুকুঃ৪ ' 

২৮, এই সময় ফেরাউনের লোকজনের মধ্যে হতে এক মু'মেন ব্যক্তি -যে তার ঈমান লুকিয়ে রেখেছিল- বলে 
উঠল, তোমরা কি এক ব্যক্তিকে শুধু এই কারণে হত্যা করবে যে, সে বলে, আমার রব হচ্ছেনআল্লাহ? অথচ সে 
তোমাদের রবের তরফ হতে তোমাদের নিকট সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছে। সে যদি মিথ্যাবাদী হয়, তাহলে 
তার মিথ্যা স্বয়ং তার উপরই ফিরে আপতিত হবে। কিন্তু সে যদি সত্যবাদী হয়ে থাকে, তাহলে যে ভয়াবহ 
পরিণতির ভয় সে তোমাদেরকে দেখাচ্ছে, তার কিছু অংশতো তোমাদের উপর অবশ্যই আপতিত হবে। আল্লাহ 
এমন কোন ব্যক্তিকে হেদায়াত করেন না, যে সীমালঘংনকারী ও মিথ্যাবাদী । 


A 


রর 
/ 
রর 
৮, 
রত 
রং 
নে 
‘A 
4 
/ 
রর 
৫ 
/. 
Kf 
“ 
রর 
/ 
4 
৫ 
/ 
‘A 
রঃ 
‘A 
(of 
্ 
্ৈ 
শে 
৫ 
ৈ 
রে 
রঃ 
রে 
‘A 
/ 
A 
+ 
রর 
ৈ 
+ 
্ৈ 
/ 
ৈ 
্ৈ 
+”. 
4, 
€ 
১৫১০৫১৫৫৫ু+ 


সুরা আল্-মু'মেন ৪০ রিও পারা ২৪ 


ASR 


লরি 
হে আমার জাতি 


Ee ৩১৯ 08, 
না 


2 LA ও 


রে প ten Ue আমি ভয় 
৬ অনুরূ sks 


“ 
‘ 
‘ 
2 
/ 
+ 
CC 
“ 
রর 
/ 
এ 
+ 
+‘ 
রে 
৫ 
্ৈ 
/ 
/ 
hh 
৫ 
‘ 
/ 
রে 
দে 
“ 
/ 
“ 
CC 
“ 
“ 
“ 
“ 
“ 
৫ 
্ৈ 
রর 
“ 
( 
‘A 


০৫ 


Er চাদর [1 


RRR RR RRR RRR RRR RRNA NN ND DDD DDD DS ADS 


২৯ . হে আমার জাতির জনগণ। আজ তোমরাই বাদশাহী ও কর্তৃত্বের অধিকারী, যমীনে তোমরাই বিজয়ী 
প্রতিষ্ঠিত ৷ কিন্তু আল্লাহর আযাব যদি আমাদের উপর এসে পড়েই, তখন কে আছে এমন যে আমাদের সাহায্য 
করবে? ফেরাউন বলল আমি তো তোমাদেরকে সেই মতই দিব যা আমার দৃষ্টিতে সমীচীন, আর আমি সেই পথই 
তোমাদেরকে দেখাব যা সত্য ও সঠিক। 

৩০. যে ব্যক্তি ঈমান এনেছে, সে বললঃ হে আমার জাতির লোকেরা! আমার ভয় হচ্ছে, তোমাদের উপর যেন সেই 
দিনটি না আসে যা ইতোপূর্বে বহু জনসমাজের উপর এসেছে; 

৩১. যেমন দিন এসেছিল নূহের জাতি, আ'দ, সামূদ ও তাদের পরবর্তী জাতিসমূহের উপর আর সত্য কথা এই 
যে, আল্লাহ তার বান্দাদের উপর যুলম করার কোন ইচ্ছা পোষণ করেন না! 

৩২. হে জাতি! আমি ভয় করছি, 


AAAS ON NAN A ASN I IN I EN NG ON NN ON DN ON ON ON ON 


, সূরা আল্‌-মু'মেন ৪০ ১২৫ 


Ne 


EN পে 


৬ ৯ ৬ ৬ OA ২৯ ৭ AL SAAS জিততে তত তিক সি ৬ ৯ সি ৭৯ ২ ৬ ২ SSNS ON NON ON ON ০২০৯৬ Ne GN 


ORE IY 


+ 


Ne 
এরি জিত ১৫৮৫১০১৫৮৮৫৮৫১৫১৫৮১১৯১৮৮৮৬৯৮১৮১৮ ৫৮৫৮১১৮১৮১৯] পর 


জন্যে 
০1৮ রি 17 ১৪:58 23233 ৮ শত EXC 
কব PG ৯ ডট PA 
BE ০১৯ ও (০১ (২০ ৬৮৮2 2৬৯ ৬৩১ 
তোমরা ছিলে কিন্তু সুস্পষ্ট প্রমা তি পূর্বে ইউসুফ তোমাদের কাছে নিশ্চয় এবং 
24 320% রত Ai Ter 2 ৫৬:৬৫, 22 
৬ ৮৩ ৬৫12) ৫৬ চড় পি গত এ ৩ & 
রত 
ক্ষণ তোমরা সে মারা গেল যখন শেষপর্যন্ত দেসম্পর্কে তোমাদের কাছে এবিষয়ে সন্দেহের মর্যে 
এ যা 
24 ৰণ EZ le ৩৮৮ ঠা 22 দিন ৫৮5৫ 
| ০৪ ৮৯৯৪) tals ঠা Ea 
আল্লাহ বিভ্রান্ত করেন এরধপে কোন রসূল তার পরে আল্লাহ প্রেরণ করবেন 
আন ৬/৪ ৫০ 5 2 8 dP 2 ৮ 
০৮৮৩০ Be BD ৩৩ 


তোমাদের, উপর যেন চীৎকার ও কান্না-কাটির দিন না এসে পড়ে, 

৩৩. যখন তোমরা একজন অপর লোকদেরকে ডাকবে, আর পালিয়ে থাকতে চেষ্টা করবে। কিন্তু তখন আল্লাহ 
হতে বাচাবার কেউ হবে না। সত্য কথা এই যে, আল্লাহ যাকে বিভ্রান্ত করে দেন তাকে পথ দেখাবার কেউ থাকে 
না। 

৩৪. ইতিপূর্বে... ইউসুফ তোমাদের নিকট সুস্পষ্ট ও অকাট্য প্রমাণ নিয়ে এসেছিল; কিন্তু তোমরা তার নিয়ে আসা 
শিক্ষা সম্পর্কে সন্দেহের মধ্যেই পড়ে থাকলে । পরে যখন তার ইন্তেকাল হয়ে গেল, তখন তোমরা বললে, এখন 
তার পর আল্লাহ কখনোই কোন রসূল পাঠাবেন না- এমনি ভাবে ৪ আল্লাহ সেই সব লোককেই গোমরাহীর মধ্যে 
ফেলে দেন যারা সীমালংঘন করে যায়, যারা সন্দেহপ্রবণ লোক হয়ে থাকে, 


৪. বাহ্যতঃ মনে হয় পরবর্তী কয়েকটি বাক্যাংশ আল্লাহতা'আলা ফেরাউন বংশীয় মু'মিনের উক্তির উপর বৃদ্ধি 
করে ও ব্যাখ্যা স্বরূপ বলেছেন। 


IN VN NNN ASN A ATS NAN NNN AN AN NAVA AAT তিতির 


CE ১ ওঠা 25 ৪১38 25 ৫5 


রর তোমাদের ন্‌! পিঠ ফিরিয়ে তোমরা পালাবে যেদিন আর্তনাদের পু তোমাদের উপর 


“ 
গে 
« 
রা 
রর, 
রা 
ৈ 
+”. 
‘ 
+‘ 
/ 
৫ 
রা 
৫ 
ৈ 
রে 
রত 
্ৈ 
রে 
€, 
রঃ 
্ৈ 
ৈ 
+‘. 
CA 
A 
৫ 
ৈ 
৫ 
/ 
(4 
৫ 
্ৈ 
/ 
৫ 
A 
/ 
/ 
‘A 
‘ 
+‘. 
/. 
/ 


রে 
4, 
4, 
১? 
৮ 
টে 
(2 
4, 
2 
নে 
্ৈ 
টে 
ৈ 
ৈ 
? 
/, 
4, 
্ৈ 
4, 
রর 
৮ 
ৈ 
/ 
্ৈ 
৭ 
নে 
্ৈ 
0) 
? 
রর 
৮ 


সূরা আলু-মু'মেন ৪০ রি পারা 


Ke 


সক 


৩৫.এবং যারা আল্লাহর আয়াত নিয়ে ঝগড়া করে- তাদের নিকট কোন সনদ বা প্রমাণ না.আসা সত্বেও । এই 
নীতি ও আচরণ আল্লাহ এবং ঈমানদার লোকদের নিকট অত্যন্ত ঘৃণ্য । এভাবেই আল্লাহ প্রত্যেক অহংকারী ও. 
স্বৈরাচারীর দিলের উপর মোহর মেরে দেন। | 
৩৬. ফেরাউন বললঃ “ হে হামান, আমার জন্যে একটি উচ্চ ইমারত বানাও, যেন আমি পথসমূহ পর্যন্ত পৌছিতে 
পারি- 

. ৩৭. আকাশ মন্ডলের পথসমূহ পর্যন্ত এবং মূসার ইলাহকে চোখ দিয়ে দেখতে পারি। আমাকে তো এই মুসা 
মিথ্যাবাদীই মনে হয়” - এই ভাবে ফেরাউনের জন্যে তার বদ-আমল চাকচিক্যময় বানিয়ে দেয়া হল এবং তাকে 
সঠিক পথ হতে বিরত রাখা হল, 


৫১৮৫৫৫১৫৮৫৮১৮:০১১০৮৮৯৮১৯৯৪ 


্ৈ 
4 
‘A 
At 
রং 
/ 
৮ 
রর 
“ 
রর 
ৈ 
A 
“ 
ৈ 
ৈ 
/\ 
A 
‘ 
রা 
রর 
ৈ 
রে 
৫ 
৫ 
ৈ 
” 
« 
‘ 
এ 
৫ 
A 
“ 
4 
EA 
’/ 
/. 
রর 
নে 
টে 
্ৈ 
রে 
রং 
খে 
ৈ 
রর 
রে 
৫ 
A 
//, 
A 
রঃ 
্ৈ 
্ 
(A 
/, 


KALA AL EACACALACAL ALAA 


; - ১২৭ পারা ২৪ 
সুরা আল্‌-মু'মেন ৪০ ৃ 


‘ উিসিশিসিশিসিসিসিশিসিসিসিশিসিসিসিসিসিসিসিসিশিসিসি ১৮১৮৯ ৮০০০০৯১০০০১) 
/ 


সি 
পি 


A 
০৫০ পটি 2 পা PAA 4. 
fs রন 
1 Gy) 0 5 ৬ ৪০০65 3 *)), (০৮৮১৪ ৬৬ 4 Y 
Ty হ ফিরআউনের কায়দা- না এবং | 
/ বলল এবং পে পা মধ্যে এব্যতীত শী | 
2 ৮৫ 2৫1 হু পর্ণ ৫ ন? ‘A / £5, 2Zl রা Zz 
(5,258) ও 9$%1 ৫৪৯০ (৮ ৬০ 9৯৯25 CA 
? মূলত হে আমার সঠিক পথে 55 বি হে আমার জাতি ঈমান 
1% জাতি পরিচাপিত্ব 
্ “ 
[( Pd পর পর্ণ Ore তা ৬1 
এর রব রে =: SE / 
A > 02 ৮১৯৯) OL 5 ১০৩০ ঢা on 5১৩ |$ 
5 ঘর ত আখিরাত নিশ্চয় আর .উপভোগের দুনিয়ার এই 
| হেট) ৫ ৮৫ কতটা 27 5 12) রর 
?ৈ Ad ঠে 5 ৩০৪ চি ৬: রদ 
নী ৬ 8 এ HE 26০ ৩৮ ৬5৮1 | 
ু তার সমান এব্যতীত প্রতিফল রি মন্দ কাজ করবে যে অবস্থানের 2 
A | দেওয়া হবে A 
2 টা 
Al 5 25৮৮৩ 0 fl Y 
% (০5০ ৯৯ এ ৬ 5 1 ৮5 53 2 ৩০ Ue C2 Y 
১ নেকীর কাজ করবে যে আর | 
gf মু'মিনও সে যখন স্ত্রীলোকের বা পুর্নষের বে | 
/ রর 2 
2/ পের ত৩ AIS 3/ 11 12 ্ 
্ 2 পু (2 পে টির 29 LG রর < রি ঘি 4 
AL A ৪০৪ ০5596 Ld UL এ ৃ 
৫ পিজা ভরসার তাদের রিয্ক জামাতে প্রবেশ করবে অতঃপর 
. J 2 রর 
ূ ৪৬০৮৯ | 
পে ‘I 
+‘ 
Y ০ 
রর ৈ 
ফেরাউনের সমস্ত চালবাজী ( তার নিজের )ধ্বংসের আয়োজনেই ব্যয়িত হল। ৃ 
এরি 
বে] রুকু5৫ ্ 
| ৩৮, সেই যে ব্যক্তি ঈমান এনেছিল, বলল হে আমার জাতির লোকেরা! আমার কথা মেনে নাও, আমি : 
| তোমাদেরকে সঠিক পথ নির্দেশ করছি। ্‌ 2 
মি] ৩৯. হে জাতি! এই দুনিয়ার জীবন তো কয়েক.দিনের মাত্র । চিরকাল অবস্থান করার স্থান তো হল পরকাল । ্ 
পল] ৪০. যে লোক অন্যায় করবে, তাকে ততখানিই প্রতিফল দেয়া হবে যতখানি অন্যায় সে করেছে। আর যে লোক | 
সি] নেক আমল করবে সে পুরুষই হোক কিংবা স্ত্রীলোক, - যদি সে মু'মেন হয়-. এরূপ সব মানুষই জান্নাতে দাখিল রর 
{| হবে । সেখানে তাদেরকে বে-হিসেব রিযৃক দেয়া হবে। Y 
রর ৫ 
« ৮৫ র্‌ 
রর ‘ 
বি 
চত ১৫৫১০ এর টিটি টিটি দুটি পুরি ক পরিবার ওর এত ওর টি বটি পর ৮ সুতি 


সুরা আল্‌-মু'মেন ৪০ ls পারা ২৪- 


NNN SNS NINN NUNN NIN NNN NNN NN NN NN IN DN IN VN NS SN SOD DD OO ODO OO OOOO EDL, 


24৫ লি: 26 712 225 র্‌ ০25 
০০৪০1) ৯০৮৩৩০ (9 22 os) তা 


যার দিকে আমাকে তোমরা ডাকছ: কোন নাই (যিনি) পরাক্রমশালীর 
রি বি 


৫৫৮ ৮ 2 ৫ 
(এও) এবং ও মধ্য না৷ আর "মুমিয়ার মধ্যে EE তার জন্যে ' নাই 
যে 
পা ০78 CE 
৪0) coil ph ৩১৮০ ৩12 40) 1) 
দোনখের  অধিবার তারাই সীমালর্থনকাগীরা (এও সত্য) এবং আল্লাহর মনিকে রি 
থে প্রত্যাবর্তনহবে 


৪১. হে জাতি! এ কেমন ব্যাপার! আমি তো তোমাদেরকে পরিত্রাণের দিকে আহ্বান করছি, আর তোমর। আমাকে 
ডাকছ জাহান্নামের দিকে! 

৪২. তোমরা আমাকে এই কথার দাওআত দিচ্ছ যে, আমি আল্লাহর সাথে কুফরী করি, এবং তার সাথে সেই সব 
সত্ত্বাকে শরীক বানাই , যাদেরকে আমি জানি না ৫। অথচ আমি তোমাদেরকে সেই বিরাট মহান অতিশয় ক্ষমাশীল 
আল্লাহর দিকে ডাকছি। 

৪৩. না, সত্য ইহাই। এর বিপরীত হতে পারে না। যাদের দিকে তোমরা আমাকে ডাকছ তাদের জন্যে না 
দুনিয়ার কোন দাওআত আছে না পরকালের৬। আর আমাদের সকলকেই ফিরতে হবে আল্লাহরই দিকে । আর 
সীমালংঘনকারী লোকেরা জাহান্নামগামী হবে। 


. ৫, অর্থাৎ আমার জ্ঞানে আমি জানিনা যে আল্লাহর সাথে তাদের কোন অল জাহেন | 

৬. এই বাক্যাংশের কয়েকটি অর্চ হতে পারেঃ ১. না৷ দুনিয়াতে না পরকালে তাদের হক হক আছে যে তাদের দর 
রুবুবিয়াত স্বীকার করার জন্যে আল্লাহর সৃষ্টিকে দাওআত দেয়া যেতে পারে। ২. লোকে৷ তো তাদেরকে কে 
জবরদস্তি আল্লাহ বানিয়েছে নচেৎ তারা নিজেরা দুনিয়াতেও রুবুবিয়াতের দাবীদার নয় এবং আখেরাতেও 
তারা এ দাবী নিয়ে উঠবে না- যে আমরাও তো রুবুবিয়াতে অংশীদার ছিলাম, তোমর৷ কেন আমাদেরকে ৩. 
মান্য কর নি? ৩. তাদের কাছে প্রার্থনা করার কোন ফল না এই দুনিয়াতে আছে আর না পরকালে আছে; 
কেননা তারা একেবারেই ক্ষমতাহীন এবং তাদেরকে ডাকা সম্পূর্ণরূপে নিক্ষল। 


ACA A ACACIA ALARA ARAL? EAA AS 


: ২৬ ৯৬ ERENT NN ALN NN NNN ON SON ON ON ON Ne ON GN 
৭৬ ২৬ ২৬ ২ ২৬ ৯ 4 NANA OE NON ৯৬৬ ৯ ON NAAN AN NN SN NN SON ON ONE ONE ১০১৫ 


৫ +৫১৮১৮ LALA ALALAL ALAA? 


সুরা আল্-মু'মেন ৪০ ১২৯ পারা ২৪ 
4 


NN AN EN NON ON BN EN DN ANY EN EN DN ON ON ND DN ON DNS DN IN IN EN NN GN OW ON I ON ON ON ON ON GN DN 8 GN FN IN ON GN IO DW LN ON GN ON ON ON GN I ON SN 


৬ প্‌ চির Sul? Sn Fed 
৮৪০০ GL 0৪১০1 ০০১ 5 5 »্ ৫ ছি পট 
আল্লাহর কাছে আমার ব্যাপারে সোপর্দ করছি এবং তোমাদেরকে আমিবলছি য! সি 
আমি শীঘ্রই স্বর্ণ করবে 


5 ৬১৩০ 2) 785 ৪১৩৯৩ চর 29) তা, 


যা শি আল্লাহ £পর বানাদের ওপর * সাব্শেষ আল্লাহ নিশ্চয়, 
তাকে বাঁচালেন bleed 


বা 285 ০৮০১ JU GC ০ 


“ শান্তিতে কঠিন ফিরআউনের অনুসারী রর রর 
লোকদেরকে 


% 55 AIA AEN NAT ME Td 
Ww ও রি 
5৩৩ Ge ৩০৮০ 8 
সকালে তার উপর তাদের পেশ কর! হয় (দোজখের) 

আগুন 
A 2৫25 


নন, রি 27 Su 
COA Oo US EA 
+ আযাবে কঠিনতর ফিরআডনেররঁ অনুসারী. (তখন বলাহবে) কিয়ামত 
লোকদেরকে প্রবেশ করাও 


৬ 


ক তোরটা 
বে যেদিন এবং সন্ধ্যায় 


রি তি নি ৫ 
AS ০৪2 ৬ ৩ ৬ 
্ড 


88. আজ আমি য| কিছু বলছি, অতি শীঘ্র সেই সময় আসবে যখন তেমর। ত স্মরণ করবে । আমার নিজের 
ব্যাপার আমি আল্লাহ উপর সোপর্দ করছি। তিনি তার বান্দাদের উপর নেগাহবান। 

8৫, শেষ পর্যন্ত সেই লোকেরা এই মূমেন ব্যক্তির বিরুদ্ধে যেসব নিকৃষ্টতম কৌশল ও যড়যন্ত্র চালাল আল্লাহ নে 
সব হতে সে ব্যক্তিকে বাচালেন ৭। আর ফেরাউনের সংগী-সাথীরা নিকৃষ্টতম আযাবের আওতায় পড়ে গেল। 

৪৬. দোযখের আগুন, উহার উপর সকাল ও সন্ধ্যা তাদেরকে পেশ করা হয়। আর যখন কেয়ামতের মুহুর্ত এসে 
দাড়াবে, তখন হুকুম হবে যে, ফেরাউনী দল-বলকে কঠিনতর আযাবে নিক্ষেপ কর। 


৭. এর দ্বারা বুঝা যায়, এ ব্যক্তি ফেরাউনের রাজত্বে এরূপ বিশিষ্ট ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে পূর্ণ 
দরবারের মধ্যে ফেরাউনের মুখোমুখী এ সত্য বলে যাওয়া সত্তেও তাকে প্রকাশ্যে শাস্তি দেবার সাহস করা 
যায়নি । সে কারণে তাকে হত্যা করার জন্যে ফেরাউন ও তার সহযোগীদের গুপ্ত যড়্যন্ত্র করতে হয়েছিল। 
কিন্তু আল্লাহতা'আলা সে যড়যন্ত্রকে ব্যর্থ করে দেন। 


NAAN ২ ৭৬ ০১ ২ ২৬ ২ ২৬ ৯৮ ৯৬২৬ ২৬ NON NON AN GN ON ON ON ON ON ২৬ ২৬ ২৬ ২৬ ২৬ ২৬ ২৮ ২৬ ২ ২ ২৬ ৬ ৯ ১ ২ ২৬ ২৬ ২ ২৬ ২৬ ২৬ ৬ ৬ ৯৬ NN ২৬ ৯৬ ০৬ ১ AN NN ON NN ON NN 


রে 
৮৫ 
/ 
৫ 
/ 
রি 
ঞং 
রা 
ৈ 
+ 
“ 
/. 
না 
/ 
4 
+ 
রে 
৫ 
/ 
+“ 
/ 
৫ 
্ৈ 
+ 
/ 
্ৈ 
৫ 
/ 
/ 
/ 
+‘ 
€ 
/ 
‘ 
/, 
র্‌ 
৫ 
নে 
৫ 
রর 
রং 
CA 
রর 
রা 
্ 
রা 
রে 
‘lh 
রা 
ৈ 
ৈ 
“ 
/. 
৮ 
রঃ 
‘ 
” 
৫, 
/ 
A 
“ 
/ 
“ 
রে 
&ৈ 
“ 
রে 
/ 
র্‌ 
্ৈ 
(A 
্ৈ 
্ৈ 
রত 


বটি, কি এটি টিতে 
শন্দ-৭/১৭--- 


সূরা আলু-মু'মেন ৪০ ১৩০ পারা ২. 


CN 


Ab NN 


র) কে _দুবলেরা Enc দোযখের মর্ঘ্য উর পরম্পরেঝগড়। যন এবং 
১৮ l (ভেবেদেখ 


ছি ৫ কে asd Ld aE Z 2 
রি কক ০৯৮ 12 


কাজে আসবে তোমরা ৪ ৩ তোয়াদের ছিলাম নি হক ডে 
আমরা বনে) 


তিতির 


পিরিত 858 90 aly 05 2 ৮ 
৩) অহংকার করে (দোযখের) 3৫ কির আমাদের 
আমরা (বড়বনে) ছিল Wadi 


LOT RE 


বণবে এবং “বান্দাদের তু 9 নিশ্চয় আল্লাহ নিশ্চয় তার মধ্যে সবাই 


(একই অবস্থায়) 
22 চি Edd ৰ “2৭ 
৪০৩) রে 1৯৮১ (৫৩৫৯ 2০১০ 3৩01 3 (০০৬৮ 
হাস কয়েন তোমাদের তোমর। প্রথথনা জাহাঞামের Ts (দোজখের) মধ্যে যারা 
(যেন) বেগে ছে বর আগুনের (থাকবে) 
7 রি ৫৫ 
৩১৩ 5 5 চি ১৯ ৩০) ৩ ১০% = 
তোমাদের কাছে না!ক তার! বলবে পা আমাদের 
আসত থেকে 
৯20 ed রন পচ 5 7৮ 
০1৯০১ 12 ১৫২ 12৬ ১৩১৪৪ ০০ 
তোমরাই প্রাথন।  (এক্ষীরা) (দোজখীরা) স্পট প্রনাদীদর্হ তোমাদেররসূলগণ 
কর তাহলে বলবে বলবে 


৪৭.অতঃপর- একটু তেবে দেখ সেই সময়ের কথা;যখন এরা দোযখে পরম্পরের সাথে ঝগড়া করতে থাকবে । 

দুনিয়ায় যারা দুর্বল ছিল তারা যারা বড় বনেছিল তাহাদেরকে বলবেঃ “আমরা তো তোমাদের অধীন ছিলাম। তাই 

এখন কি তোমরা জাহান্নামের আযাব হতে কিছু পরিমাণেও আমাদেরকে রক্ষা করতে পারবে?” 

৪৮. সেই বড় বনে থাকা লোকের! জবাব দিবে ' আমরা সকলেই এখানে একইরূপ অবস্থার সম্মুখীন । আর 

আল্লাহ তার বান্দাদের মাঝে ফয়সালা করে দিয়েছেন?” 

৪৯. পরে এই জাহান্নামে পড়ে থাকা লোক দোযখের কর্মকর্তাদেরকে বলবে £* তোমাদের রবের নিকট দো'আ 

কর, তিনি যেন আমাদের এই আযাব মাত্র একটি দিন-হ্বাস করে দেন” । 

৫০. তার জিজ্ঞাসা করবে “ তোমাদের নিকট তোমাদের নবী-রসূলগণ কি অকাট্য সুস্পষ্ট প্রমাণ নিয়ে আনেন ' 
নি?” তারা বলবেঃ “হ্যা । জাহান্নামের কর্ম-কর্তারা বলবেঃ "তাহলে তোমরাই দো'আ কর 


নেত্র কত্িস্ত১৬১০৩৩০৬০০১১১০০০৮ ৬১০৬১৩০১১১০ ESAS SSSI ASA AAAS SAPP 


RRR RRR RRR RRR RRR RRR AIAN AANA A NN NN SN AN NSS AN ANNAN AN EN ANE ENED 24h 


উত্স ৯১০১০ 


সুরা আলৃ-মু'মেন ৪০ 592 


১১০৯0 ক EO NIE TVG SNE UE UIE TG STE TEE 
CLL ১০০০ 


টি] / ভিডি চি পর ১ Y 
চু 2 eS দু ৩১১২০ 3 ৮ 05880152055 ৰ 
চি রিবা ৃ মধ্যে এব্যতীতি কাফেরদের প্রার্থনা নয় এবং 
7 ১9৮ সর Bi) রর পাঠ ১ 
৩১৪০৮ এ ১১৯2 AY ৪ ৩১ ট৯:০০। এ ANS 
দণ্ডায়মান যেদিনে এবং নি মধ্যে তে যার! 
হবে চি 
2.৫ 2% BIA ITC * ০ 27 /2/ 
sll নি ১৬০৮০ ০ 19 AY 
অভিশাপ ia Gl জি বত { Re না সেদিন 
জন্য 


ড্ৰ 


৩ ০2 (91 9৫ 10310 I 
হেদায়াত ৬ টে নিশ্চয় এবং আবাস রি তাদের এবং 
(৪৩2 
হেদায়াত ইত সন্তানদেরকে আমরা উত্তরাধীকারী ও 
রে dl 552 এ) 5 ০ ৮ ১ 
সত্য আল্লাহর আর সুতরাং: 


সবর রক গর 


আর কাফেরদের দোআ ব্যর্থ হওয়াই স্বাভাবিক” । 

রুকুঃ৬ 

৫১, নিশ্চয় জেনো, আমরা নবী-রসূলগণের ও ঈমানদার লোকদের সাহায্য এই দুনিয়ার জীবনেও অবশ্যই করে 
থাকি আর সেই দিনও করব, যেদিন সাক্ষী দন্ডায়মান হবে, 

৫২. যখন যালেমদের ওজর-আপত্তি তাদেরকে কোন ফায়দাই দিবে না, তাদের উপর লানৎ বর্ষিত হবে এবং 
নিকৃষ্টতম স্থান তাদের ভাগে আসবে । 

৫৩. আর দেখই না, আমরা মূসাকে পথ প্রদর্শন করেছি, আর বনী-ইসরাঈলকে এই কিতাবের উত্তরাধিকারী 
বানিয়ে দিয়েছি, 

৫৪. যা জ্ঞান-বিবেক-বুদ্ধিসম্পন্ন লোকদের জন্যে হেদায়াত ও নসীহতম্বরূপ ছিল। 

৫৫. অতএব হে নবী, ধৈর্য ধারণ কর । আল্লাহর ওয়াদা সত্য-সঠিক। 


fy) 


SAR RASS 


০১:০৭ 


সূরা আল্-মু'মেন ৪০ টি পারা ২৪। 


Ny 
/, 


১ 
Ty 
FA 
্ 
১৫ 
১. 
ৈ 
২? 
4. 
y 
২? 
* 
ৈ 
ৈ 
ৈ 
্ 
৯ 
্ 
2. 
্ৈ 
ঃ 
UD) 
2. 
রে 
টে 
A 
A 
৯ 
A 
টি 
্ঃ 
পি 
*€ 
4. 
টৈ 
রঃ 
টৈ 
2. 
লৈ 
? 
রা 
DD) 
/ 
vy 
রঃ 
A 
৮ 
৮ 
্ৈ 
* 


রত ৬৪ ৬ পার্টি ৫5 24 Du A {12 তা 22 
2 ৫০৯০৬ ৬০ ed Fin 2 তি ৯» (এ 
ও  িদ্ধ্যাসমূৰহে তোমার রবের প্রশংসাসহ তসবিহ কর ও তোমার গুনাহের ক্ষমাচাও এবং 
2/ L 11 25 পট (০৩ পক 4৫ 

৯৯ 9০1 ৩ 0 5৮9৬০ LA 9) ৪76৯ | 
ব্যতীত আল্লাহর আমাতসমূহে ঝগড়া করে যারা লিক্ষয়  সকালসমূহে | 
‘ 

22004 892 K 2 22 2 35. 2 23 17 1772 | 
৮৯১ 2 ৯ (৯১৩৩০ (এ (৩1 ৮: ৬৮০৬০ p 
ভারা যো) বেড়ুত্তের) এবাতীত তাদের অন্তরসমূহের মধ্যে নাই তাদের কাছে কোন দলীল 5 
by “ 


2 পাঠ 5 AS 4৫ ॥ হী 2 2. 
৪4 2৮501 5 4৩ ৮০06 El ০৪০৩ 


হে তে রর পাঠিত 
সবকিছু দেখেন সবকিছু শুনেন তিনিই লে আল্লাহর পানা চাও সুতরাং সঁছিবে 


নিজের অপরাধের জন্যে ক্ষমা চাও৮ এবং সকাল ও সঙ্গ্যা তোমার রবের. প্রশংসাসহকারে তার তসবীহ করতে 
থাক। 


৫৬. প্রকৃত অবস্থা এই যে, যে সব লোক তাদের নিকট আসা কোনরূপ সনদ ও দলীল ছাড়াই আল্লাহর 


আয়াতসমূহে ঝগড়া করছে তাদের দিলে অহংকার পুঞ্জীভৃত হয়ে রয়েছে। কিন্তু তারা যে বড়ত্বের অহংকার করে 
সে পর্যন্ত তারা কিছুতেই পৌছবে না । অতএব আল্লাহর পানাহ চাও, তিনি সব কিছুই দেখেন ও শোনেন। 


৮. যে পূর্বাপর প্রসংগের মধ্যে এ কথা এরশাদ হয়েছে তা চিন্তা করলে পরিষ্কার বুঝা যায়- এখানে “অপরাধ' 
অর্থ অধৈর্ষের সেই ভাব যা কঠোর বিরোধিতার সেই পরিস্থিতিতে বিশেষতঃ নিজের সাথীদের উপর অবিরত 
নির্যাতন দেখে দেখে নবী করীমের হৃদয়ের মধ্যে সৃষ্টি হচ্ছিল। তিনি চাচ্ছিলেন- সতুর এমন কোন মোজেযা 
প্রকাশ করা হোক যার দ্বারা কাফেররা স্বীকার করতে বাধ্য হয়। অথবা আল্লাহতা'আলার পক্ষ থেকে সত্তর 
এমন কথা প্রকাশ পাক যার ফলে বিরোধিতার এ তুফান স্তিমিত হয়ে যায়। এই ইচ্ছা নিজ স্থানে কোন পাপ 
বলে গণ্য হতে পারে না, যার জন্য অনুতাপ ও ক্ষমা ভিক্ষা প্রয়োজন। কিন্তু যে উচ্চ মর্যাদার দ্বারা 
আল্লাহতা 'আলা নবীকে মহিমান্বিত করেছিলেন সে উচ্চ মর্যাদার পক্ষে যে মহান দৃঢ় সংকল্প শোভনীয় ছিল 

সেই অনুসারে এই সামান্যতম অধৈর্যও আন্লাহতা'আলার দৃষ্টিতে তার মর্যাদার তুলানায় নিঙ্নতর গণ্য 

হয়েছে। এজন্যে নির্দেশ দেয়া হয়েছে- এই দুর্বলতার জন্যে নিজ প্রভুর নিকট ক্ষমা ভিক্ষা করো এবং 
তোমার মত মহান মর্যাদা-সম্পন্ন ব্যক্তির পক্ষে যা শোভনীয় সেই ভাবে পাহাড়ের ন্যায় দৃঢ়তার সংগে স্ব- 
স্থানে প্রতিষ্ঠিত থাক। 


্ৈ 
৬, 
ৈ 
৫ 
৫ 
+”. 
4‘. 
রর 
+”. 
+. 
Ct 
ৈ 
/ 
৫ 
৫ 
ৈ 
/. 
/. 
রর 
৫ 
‘lL 
রত 
৫ 
/ 
রে 
+ 
+ 
+. 
‘A 
৫ 
লৈ 
রং 
৫ 
রে 
A 
/ 
৫ 
‘ 
রত 
রে 
&৫ 
“A 
ৰৈ 
৫ 
KA 
/. 
yt 
‘A 
/. 
4“ 
৫ 
৫ 
৫ 


4১৫০৫১৮৫৩০৮ CAAA LALACAACAALAL CAAA 


সূরা আল্‌-মু'মেন ৪০ SS পারা ২৪ 


55555255555 


২৯৬ ২৬ ৬ 


সৃষ্টি. চেয়েও অনেক বড় পৃথিবীর ও আকাশ মন্ডলের সৃষ্টি অবশ্যই 


| ১৫৪ 12 2৪ ওত দিবে ৫ 
০১৮৯ (5৮০, ও 2৪ ৩৯৮০ S 0 
অন্ধ সমান হয় না এবং অধিকাংশ কিন্তু 
রি রর / 

৩ ৯৯১০) 19১০ 212৩ রা 1 2820 3 
কাজ করেছে : নর নস যারা এবং 
(রা) 
2712 ধর রে ৩৪৫৮০ ৫৫4 পপ 5৫ উপ 2 
এ HU ও) © OSE CE IE ৬৪ 
আসবেওবশ্যই কিয়ামত নিচ. তোমরা উপদেশ গহণ যা (খুব) কমই  দুকুঠিকারীর।। 
কর (সমান হয়) 


ভি ন্‌) 


৭ ৯ ২ ২৬ ২৬১৬ ৬ ০১৬ জজ ত ১১০১০১০১০১০ 


৫৭. আকাশ মন্ডল ও যমীন সৃষ্টি করা মানুষ সৃষ্টিকর৷ আপেক্ষা নিশ্চয় অনেক বড় কাজ। কিন্তু অধিকাংশ লোকই 
তা জানেনা। 
৫৮. আর অন্ধ ও চক্ষম্মান কখনই সমান হতে পারে না, ঈমানদার-নেককারও দুঙ্কৃতিকারী লোকও সমান মর্যাদায় 
অভিষিক্ত হতে পারে না । কিন্তু তোমরা খুব কমই বুঝতে পার। 
৫৯. নিঃসন্দেহে কেয়ামতের নির্দিষ্ট সময় অবশ্যই আসবে, তা আসার ব্যাপারে কোনই সন্দেহ নেই। কিন্তু অনেক 
ংখ্যক লোকই তা মানে না। 
' ৬০. তোমাদের রব বলেন “ আমাকে ডাক, আমিই তোমাদের দো'আ কবুল করব৯। 


___._______- শি 777 রর্ল্্র্্াাা 


৯. অর্থাৎ প্রার্থনা কবুল করার সমস্ত ক্ষমতা ও অধিকার আমার । অতএব তোমরা অন্যদের কাছে প্রার্থনা করো 
না, আমার কাছে করো। 


৬ ৬ te ene তত NS NNN OS ON ENE EEN 


055 ৩৮ 92৬০ 
আমরা ইবাদত হতে অহংকার করে 

22 1 EE A232 
Oh AT ০ CY 4 


ডর নিজে বিন রিনি হয়ে 


৫05 ০১৩ 2505 £ 240 


কাংশ কিন্ত লোকদের উপর অনুগ্রহশীল অবশ্যই pels 


Ff 2 রা তাতেও ম্‌) ০৮৬ 


তোমাদের রব 7০৮ 


যেসব লোক গর্ব ও অহংকারে নিমজ্জিত হয়ে আমার ইবাদত করা হতে বিমুখ থাকে তারা অবশ্যই লাঞ্চিত 
অপমানিত অবস্থায় জাহান্নামে দাখিল হবে” ১০। 

রুকুঃ৭ 

৬১. তিনি আল্লাহই, যিনি তোমাদের জন্যে রাত বানিয়েছেন, যেন তোমরা উহাতে শান্তি ও স্বস্তি লাভ করতে 
পার। এবং দিনকে তিনি উজ্জ্বল করেছেন । আসল কথা এই যে, আল্লাহ লোকদের প্রতি বড়ই অনুগ্বহশালী । কিন্তু 
অনেক লোকই শোকর আদায় করে না। 

৬২. সেই আল্লাহই (যিনি তোমাদের জন্যে এ সব করেছেন) তোমাদের রব, সব জিনিসের সৃষ্টিকর্তা । তিনি ছাড়া 
কেউই মা'বুদ নেই । তা হলে কোন দিক হতে তোমাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে? 


১০, এই আয়াতে দুটি কথা বিশেষ ভাবে প্রণিধানযোগ্য। প্রথম- এখানে প্রার্থনা ও উপাসনা-আনুগত্যকে 
একার্থবোধক শব্দ রূপে ব্যবহার করা হয়েছে। কেননা, প্রথম বাক্যাংশে ‘দো'আ!’ (প্রার্থনা) শব্দ দ্বারা যে 
জিনিসকে বুঝানো হয়েছে সেই জিনিসকে দ্বিতীয় বাক্যাংশে ‘ইবাদত’ শব্দ দ্বারা অভিহিত করা হয়েছে। এর 
দ্বারা একথা সুস্পষ্ট রূপে বুঝা গেল যে-'দো'আ' যথার্থ ইবাদত ও ইবাদতের প্রাণবস্তু! দ্বিতীয়- আল্লাহর 
কাছে যারা দোয়া প্রার্থনা করে না তাদের সম্পর্কে বলা হয়েছে “অহংকার বশতঃ তারা আমার ইবাদত থেকে 
বিমৃখ” এর দ্বারা বুঝা যায়- আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা বন্দেগীর একান্ত দাবী, এবং এর থেকে বিমুখ 
হবার অর্থ মানুষের অহংকারে পতিত হওয়া। 


২৮ সি এ ১২০ ০৯০৯ 


৬ ৯ ৬ ৬ ৯ NAN ৯ ৬ ৬ ৬ ৬ 


সূরা আল্‌-মু'মেন ৪০ ১৩৫ পারা ২৪ 


NE ANE Ee লী 


$2 26208 ঠা BE AS OSE GU 
নং আকাশকে ও বাসস্থান পৃথিবীকে চিলির বানিয়েছেন বিনি তিনিই) 


রবে A রিড? চোটি 

৮4৪৮ ৩2 ১১০০ ১৮3৯০ U১ পে 

পবিত্র জিনিস তোমাদেররিফক এবং তোখাদের অঙঃপথ (ডামদেএনে, an 
দিয়েছেন আকৃতিসমূহ . উৎবুষ্ট করেছেন 


৫ ০৫5১ 4 Hh II ক 2৯ ৫: 


২৬ ৬ ৬৬ ৬ ৬ ৬৬ ৭৮ ৭ সস ৯ ১ ৯ ১৯ ৯৮ ৯ ৯৯৮ ২৬৬ ০৬৯৬ 


সার! জাহানের রব আল্লাহ অতএব তোমাদের রব আল্লাহই তোমাদেরসেই 
বড় বরকতময় 
পা 5৬ sd পাও 2:52 ১1৫ ৮৮4৫ পার ALL 
i রর + ৯ | 
১০৪৬ 2 ০৮৪৯৭ ১০৪৩ VAL ৯ ও 
আণুগজকে  তীরই একনিষ্ঠ হয়ে সুতরাং তিনি ছাড়া কোন নাই চিরঞ্জীব 
(নিদিষ্ট করে) জান্যে তাঁকেই ডাক ইপাহ 
72 4 Ww BI 2 
ws! ৩ ০৪০ 3) Ys ১৩:৮০ > AY) Uy! 
ইবাদত করি যেন নিষেধ করা অঁমাকে (হ্লবী) রব র্তাহর সব প্রশংসা 
আমি (না) হয়েছে নিশ্চয় জন্যে 


ডে: ৫ | “পুতে ৬ i) পর 9 নি রর রা 
৬ 4 ১১ AL (৯ ০ (১ ) িলুতিত 
ূ ভি টি > | ৬াক ভিন 
র কাছে যখন আল্লাহ b নয k 
সুপ টন আনার বাছে ছাড় he 
পা 2 পার্ট | 2 


০৬১০৩ ১9) ০১ ৩ ১) 2) চি (৩০ 


বিশ্বজগতের রবের কাছে আত্মসমর্পণ যে আমি আদষ্ট এবং আমার রবের পক্ষহতে 
করি আমি হয়েছি 


VAAN ৬ ২৬ ২ ৬ ৬ ৬ NON SON ON ON ০০৬০ 


৬৪. তিনি আল্লাহই, যিনি তোমাদের জন্যে যমীনকে স্থিতি গ্রহণের স্থান বানিয়েছেন এবং উপরে আসমানের গন্থুজ 
বানিয়েছেন, যিনি তোমাদের প্রকৃতি রচনা করেছেন, খুবই চমৎকার বানিয়েছেন, যিনি তোমাদেরকে পবিত্র 
জিনিস সমূহের রিযক দান করেছেন। ... তিনিই আল্লাহ (এ সব কাজ যার) তোমাদের রব, অসীম অপরিমেয় 
বরকতওয়ালা বিশ্ব-লোকের সেই রব ! 

৬৫. তিনি চিরজীব। তিনি ছাড়া কেউ মা'বুদ নেই। তোমরা তাঁকেই ডাক; নিজেদের দ্বীনকে তারই জন্যে খালেস 
ও নিষ্ঠাপূর্ণ করে দিও । সব প্রশংসা আল্লাহ রব্বুল 'আলামীনের জনো। 

৬৬. হে নবী! এই লোকদেরকে বল, আমাকে তো সেই সব সত্ত্বার ইবাদত করতে নিষেধ করা হয়েছে, যাদেরকে 
তোমরা আল্লাহকে বাদ দিয়ে ডেকে থাক । (আমি এ কাজ কিরূপে করতে পারি,) যখন আমার নিকট আমার প্রভুর 
তরফ হতে অকাট্য দলীলসমূহ এসে পৌছেছে। আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে, ইসিবি 
বিনয়ের মস্তক নত করে দিব। 


০১০১০৫০০০৬৬ 


PRN NAA ৯৬ ২৬ NN 


পি ৩ ৩১৮১১১৮১ ৮৫১৫১৫৫৮১১৫,৫১,৮,৮৮১১০১৮১১২৬ 


+ 


সূরা আলৃ-মু'মেন ৪০. ১৩৬ পারা ২৪ 


NSNANSS ANANSI N NSA ANN NON AA NAS SN NNN NNN ত্য NTN SON NSS SONS YN WH 


এ ৯ 


উপনিত হও (বৃদ্ধিদেন) করেন 
2 2576 ৫ 
5547-4৮-44 
পূর্বেই ” মৃত্যুবরণ করে কেউ তোমাদের এবং বৃদ্ধ তোমরাও যেন এরপর 
(নৃদ্ধ হওয়ার) মধ্য হতে হও 
৮5 ১ 5 Hat fA দে পপ ৫ FA AL DLL পা] 
৬৬ ৬৮ ৃ bn ৬৯ 
4 OC) এ LEE ১৯1 1৮৯০৬, ৪ 
তিনিই অনুধাবন কর তোমরা যাতে এবং নিদিষ্ট একটিমেয়াদে (এসব এজন্যে) আর 
(আল্লাহ) যেন উপনীত হও 
রতি 
PEA CELL Et চি রি, ও সি 
Usd ৬ 11 রিও 1১৬ ০৩০১৮ ১0৪৩ wl 
*_ বলেন শুধু তখন কোন ফয়সালা অতঃপর মৃত্যুদেন ও জীবনদেন যিনি 
has করেন যখন 


Es Ua রি: 
৩) 


ছে ৫) পি উ02 2 
যারা ll হয়ে 


ঘুরান 
(অর্থাৎ বিভ্রান্ত করা হচ্ছে) 


৬৭. তিনিই তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। পরে খুক্রকীট হতে, তার পর জমাটবাঁধা রক্ত হতে। তার 
পর তোমাদেরকে শিশুর আকার-আকৃতিতে বের করেন। পরে তোমাদেরকে বৃদ্ধি দান করেন, যেন তোমরা 
তোমাদের পূর্ণ শক্তি-সামর্থ পর্যন্ত পৌছতে পার । পরে আরো বৃদ্ধি দেন, যেন তোমরা বার্ধক্য পর্যন্ত পৌছাও আর 
তোমাদের কাউকে পূর্বেই ফেরত ডেকে পাঠানো হয়। এ সব কিছু এ জন্যে করা হয় যেন তোমরা তোমাদের 
নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছে যাও, আর এ জন্যেও যে, তোমরা প্রকৃত ব্যাপার অনুধাবন করতে পার। 

৬৮. তিনিই জীবন দানকারী, মৃত্যু দানকারীও তিনিই? তিনি যে বিষয়েরই ফয়সালা করেন, ব্যাস একটা হুকুম 
দেন যেন তা হয়ে যায় - আর অমনি তা হয়ে যায়। 

রুকুঃ৮ 

৬৯. তোমরা কি দেখেছ সেই লোকদেরকে যারা আল্লাহর আয়াতসমূহে ঝগড়া করে? . “ভাদেরকে কোথা হতে 
বিভ্রান্ত করা হয়? : 
Se 


৫৯৫৬৫১৮৮১১৮ CALA ACA ACA? 


সি ২ ৯ NN ২৩ ৬ ৯৬ ১৮ ২৬ ২৬ AN ৬ ON ৬৬ ০৮ ০৬০৯০ RNAS ২৬ ২৬ ২ ১ ৯৯ ৯৬ ২৬ ২ NN NON ON NON ON NN ON ON ON 


৭৬৪৯ ২৬ ৬ ৮ NON ONO 
he 
PPT PEE RSS SE OSS SS SS SS ESSA SSS ২৬৬৬০৬৬২৬০০ 


৫১৫৮৫১৫৫১৮৮১৮৮০ ১৫৫১৮৮৮ 


ও নী, . 


RERRNRNNSNNN NS ANNA NN NNN IN NN ON ON NN 


সুরা আল্‌-মু'মেন ৪০ ৫, 


০ 


YP NP Sf ৮ ৬ সি Se SO ২৬ ৬ ৯ SU ৯ ২ ১ ২ SE ১ ১ ২ SS ১ ৬ ৬ ৯ ৯ ৯ ২ ৬ ৬ ৬৯১ ES ৯ ৬ ২৬ ৭৯৮ ১ ৯৬ ৯৬৯৬ PP PPPS 


ছার তোরা তলে 18৩52 বিচি 


1 ৮ > 
আমাদের. আমরা প্রেরণ এবিষয়ে এবং 
টে রা করেছি যা 


ক 
৮৫ ই) রি টি ৬1 & ঠা] 2 SE 35 


শৃঙ্বপসমূহকেও এবং মধ্যে বেড়িসমূহ তারার্জনতে পারবে 
LR 2৮১৮১ ৫2 A357 ১৪ 


5 ©0373 2৩ ও 2 Ys ৩৩ ৩৯০ 


তাঁদেরকে দ্বালান হবে 'আগুনের মধ্যে রি ফুটন্ত পানির মধ্যে তাদের টান। হবে 


ll 22 2 2৫ র্‌ রি টেরি 2 
৮8) ৬১১৩৬ SHS EG od পর ও 
আল্লাহ তোমরা 


শরীক করতে ছিলে (তারা) তাদেরকে বলা হবে 


যাদের (এখন) 

ৰ রে ED 2% 3 রে 
১ ০০৪০৪18৩১৩৫ ও 15198 
কোন কিছুকেই আমাদের তারা উধাও তারা বলবে 
পে রর রত ৬ তেনে. BY a নি le 
১১ ০১৮৪৯ ০ ০ ৩৫ 


কাফেরদেরকে আল্লাহ বিভ্রান্ত করবেন 


৭০, এই লোকের এই কিতাবকে এবং আমাদের রদগণের সং পাঠালে কিভাবসমূহকে অিষা ও 
অমান্য করছে? অতি শীঘ্র তারা জানতে পারবে, 
৭১-৭২. যখন তাদের গলায় শৃংখল পড়বে এবং উহাতে ধরে তাদেরকে টগবগ করে ফুটতেথাকা গরম পানির 
দিকে টানা হবে এবং পরে দোযখের আগুনে নিক্ষিপ্ত হবে । 

৭৩-৭৪. পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এখন কোথায় আল্লাহ ছাড়া অন্যান্য সেই সত্বা যাদেরকে তোমরা 
শরীক বানাচ্ছিলে? তার! জবাব দিবে তারা আমাদের থেকে হারিয়ে গেছে, বরং আমরা এর পূর্বে কোন 
জিনিসকেই ডাকছিলাম না! এভাবে আল্লাহ কাফেরদের গোমরাহ হবার ব্যাপারটিকে সুস্পষ্ট ও সুপ্রকট করে 


বর 

রা 

ৈ 

A 

রা 

৫ 

৫ 

রা 

রে 

্ৈ 

তুলবেন /. 
্ৈ 
(A 

্ 

ৈ 

“ 

৫ 

” 


“A 
ৈ 
র্‌ 
A 
৫. 
নে 
্ৈ 
“ 
৫ 
্ৈ 
বর 
A 
4. 
কি 
৫ 
ৈঃ 
CA 
/ 
র্‌ 
লৈ 
“ 
৫ 
“, 
‘/. 
‘/ 
৮ 
এ, 
রঃ 
ut 
‘ 
+“ 
ৈ 
ৈ 
রর 
Ct 
/. 
৮ 
ৈ 
্ৈ 
৫ 
+‘. 
(A 
“ 
৮ 
্ৈ 
রে 
4“ 
/. 
CA 
রঃ 
৫ 
“ 
‘/ 
ৈ 
“ 
৬ 
নে 


৭৫. তাদেরকে বলা হবে.“ তোমাদের এ পরিণাম এই কারণে হয়েছে যে, তোমরা দুনিয়ায় অসত্যের উপর 
মগ্রছিলে এবং তা নিয়ে তোমরা গৌরবও করছিলে । 
৬ 


১৫১৫১৫৯৫৫১৫৫৫১৫১৫ ৫ ০২১৫০১৫১০১০৫০৫০০০০৫৫১৫১৫০৫৮০০৮০৮২৬৮১৮১৮৯৫ 


শব্দ-৭/১৮-_ 


রর 
2 
/ 
‘ 
‘A 
/ 
“ 
/ 
‘A 
রে 
“ 
রঃ 
ৈ 
A 
৫ 
ৈ 
“ 
্ 
/. 
A 
রা 
/ 
/ 
রং 
টৈ 
ৈ 
4 
ৈ 
৫ 
ৈ 
রা 
রে 
/ 
রর 
৮ 
রা 
রা 
4. 
৫ 
রং 
রে 
৫ 


সূরা আলৃ-মু'মেণ ৪০ ich পারা ২৪ 


RRA NNN NA ANN NNN NDNA EEE ENO DDE ENE t, 


ভি 


(2৯ 


ৈ 
রা 
্ 4. 
¢. 
2D Yj 
% 2. 
মি ৫) 
বে 
রি নিশ্চয় ‘ 
j 2 Y | 
$l SS ; 
চি যা '/. 
A A 
নি] ৮ পর ০০ পা 23 (471 4 পল শ 255৮4 রর 
থে] এবং তাদের ফিরিয়ে আনা তবে ০১ নর তাদের ভয় দেখাচ্ছি 1 
I হবে আমাদের দিকে আমরা আমরা |$ 
থে] (পা 2 তে ৯4৫ ১৮৪১ রা 2 2 ps এপার ৫ 
'/, রি 8 51124 ্: ৬৬ '/. 
ঃ ৩ 561 | ৬৫) | 
৪৫ কারও তাদের মধ্যে তোমার পূর্বে (অনেক) আমরা প্রেরণ নিশ্চয় ্ 
ৈ কনোছ করে ৫ 
রি 4 (৫ [244 AOL SA 748 $f 
SOE 5 
ALOE ৩ 5 ১৬১০৩ ০০০৪১ ৬৮ ৮৪০০১ Dae 
্ট রা ছিল না এবং তোমার কাছে আমরা বর্ণনা করি নাই কারও তাদের আবার তোমার ৮ 
রি (অবস্থা) মধ্যে কাছে 
্ ৫ ৮৮01 =) ৫ 
৮ 14% 4, 
ALE 5 5৫0 950 IL LU 0৩৫ ৩ রর 
রী আসল অতপর শাহর অনুমতি Jo কোন নিদর্শনকে আনবে যে রি 
'/. নি I Ge Eee ? 
র্ রর 
Al © Ge EVE ডে র্ (১০৮৩ £ 
Ye তর্ধন ক্ষাতগ্স্থহল এবং ন্যারতার্বে ক কবে ভাহি আদেশ 5 
Y নিন | - 
রর ৭৬. এখন যাও, জাহান্নামের দুয়ারে প্রবেশ কর, সেখানেই তোমাদেরকে চিরদিন-চিরকাল থাকতে হবে। বড়ই | 
নিকৃষ্ট পরিণতি রয়েছে অহংকারী লোকদের জন্যে” । S 
/ ৭৭. অতএব হে নবী! ধৈর্য ধারণ কর, আল্লাহর ওয়াদা সত্য । এখন হয় তোমার সামনেই তাদেরকে সেই খারাব রি 
| পরিণতির কিছু অংশ দেখিয়ে দিব যার ভয় আমরা তাদেরকে দেখাচ্ছি কিংবা তোর পূর্বে) তোমাকে উঠিয়ে নিব। |$ 
| তাদেরকে তো আমাদের দিকেই ফিরে আসতে হবে। y 
oS ৭৮. হে নবী। তোমার পূর্বে আমরা অসংখ্য রসূল পাঠিয়েছি যাদের কতিপয়ের অবস্থা সম্পর্কে আমরা তোমাকে | 
A অবহিত করেছি; আর কতক সম্পর্কে কিছুই বলিনি। কোন রসূলেরই এই শক্তি ছিল না যে, আল্লাহর অনুমতি ছাড়া ্ 
{| নিজেই কোন নির্দশন নিয়ে আসবে। পরে যখন আল্লাহর হুকুম হল তখন হক মোতাবেক ফয়সালা করে দেয়া | 
4৯০৯৮ চ Le 


এ. ইনি 


সুরা আল্‌-মু'মেন ৪০ টা পারা ২৪ 


RRR RENIN ANA ANN NNN ND NEEDED OE EEO OAD OEE, 
A 


2 ST PAA 2 9 Pw 

2 5 5) 2৭ AN ৫ GH Al 

EA তার মধ্যেহতে তোমরাআরোহণ গৃহপালিত পশুগুলো তোমাদের সৃষ্টকরেছেন যিনি ত 
755 জন্যে 


প্রয়োজন তার উপর 
(বোধ করলে) (আরোহণ কর) 


REE স২ 


1 $ ৫৫ 45 রত ৮১৮৮ 2%, 
4) ১০৮ G6 Fe টা 2 ৩ ৩৯০০৩ 
রর rer তোমাদের বহন করা হয় 
আল্লাহর নিদর্শনাবলী কোন সুতরাং তার নিদর্শনাবলী তোমাদের দেখান এবং 

পর 229 পেটি 2 
৩ ৩৪১১ 
তোমরা অস্বীকার 


রঃ 
৫ 
রর, 
রে 
+‘ 
রর 
৫ 
রর 
্ৈ 
্ৈ 
/ 
৫ 
ৈ 
ৈ 
‘A 
4‘ 
৫ 
৫ 
রর 
৫ 
্ 
রর 
৫ 
ৈ 
৫ 
ৈ 
্ৈ 
রে 
৫ 
৮, 
রা 
৫ 
“ 
৫ 
্ৈ 
রা 
/ 
৫ 
/ 


৭৯, আল্লাহই তোমাদের জন্যে এই গৃহপালিত পশুগুলিকে বানিয়েছেন,যেন তাদের কোন কোনটির উপর তোমরা 
সওয়ার হতে পার এবং কোন কোনটির গোশত খেতে পার । 


৮০.এদের মাঝে তোমাদের জন্যে আরো অনেক কল্যাণ নিহিত রয়েছে । এরা এই কাজেও লাগে যে, যেখানেই 
তোমরা পৌছিবার প্রয়োজন মনে করবে, তোমরা এদের উপর সওয়ার হয়ে সেখানে পৌছতে পার- এদের উপর 
এবং নৌকার উপরও তোমাদেরকে সওয়ার করা হয়। 


৮১. আল্লাহ তার নিজের এই নিদর্শনসমূহ তোমাদেরকে দেখাচ্ছেন, তোমরা তার কোন কোন নিদর্শনকে 
অস্বীকার করবে? 


“A 
্ৈ 
€. 
৫ 
/. 
৫ 
রর 
৫৫ 
ৈ 
রা 
‘ 
বি, 
6, 
4 
৫ 
« 
+ 
৫ 
রর 
, 


এ 


/ 
/ 
রঃ 
/ 
2 
টা 
2 
4 
টে 
/ 
ৈ 
/, 
2 
/. 

/., 

১/৮৮০১০১৫১৫৫০০৮১৮১০০০৯০১০০০০০১০০/০০৫০১৫১০০১০০১৫০০৫১৫০ 


সূরা আল্-মু'মেন ৪০ . ১৪০ পারা ২৪ 


/৯/৯/৯৮৮০০০১০৮০০৮৯১৯০০০০০৮১১০০১১০১০১৯০০০০১০১১০০০০১১১৯১০১০১১১০১৯১১০০১৯১০১৯৩০৯১৯৩১১১৯১৯১৯১৯১স্৩৩স্৩ন 
EEL 


ES 15,5 (১০০৯ 0 1১57৮ নর কস 


কেমন তারা অতঃপর “পৃথিবীর মধ্যে তারা ভ্রমণ করে নাই তবে ক 


A 2 td 


অধিকতর তারা ছিল তাদের পূর্বে হি ছিল 
(সংখ্যায়) (ছিল) 
-$ 


0৪ (৪৯ 3 41 


কাজে আসল অতঃপর পৃথিবীর মধ্যে 
না 


12 


১? 

2 

+L 

A 

/ 

রর, 

রঃ 
/ 
‘. 
4“ 
4‘ 
রা 
/. 
A 
+ 
A 
ৈ 
+” 
a 
/. 
রা 
রং 
৫ 
রে 
Le 
৫ 
৪ 
ৈ 
‘A 
‘ 
রে 
রা 
রর 
/ 
্ৈ 
রে 


- পরিবেষ্টিত এবং 
তারা যখন অতঃপর ঠাষ্টা-ব্দ্রি্প করত Ey তারা ছিল তাই তাদেরকে ৫৬ 


৫ £ তির w 21 
ও ত 5 ৮৩০ ১৩ 17 LL 


নও Pa 
আমরা সর্বকে আমরাঅস্বীকার এবং তার একারই আল্লাহর “ আমরা ঈমান তারা আমাদের 
lb) ছিলাম = করছি উপর এনেছি 77 


৮২. এই লোকেরা কি যমীনে চলা-ফিরা করেনি যে, তারা সেই লোকদের পরিণতি দেখতে পেত যারা তাদের পূর্বে 
গত হয়ে গেছে? তারা তো সংখ্যায় এদের অপেক্ষা বেশী ছিল, এদের অপেক্ষা অধিক শক্তিশালী ছিল এবং যমীনে 
এদের অপেক্ষা অনেক বেশী চাকচিক্য ও জাঁকজমকপূর্ণ চিহন রেখে গেছে। তারা যা কিছু উপার্জন করেছিল,শেষ 
পর্যস্ত তা তাদের কোন কাজে আসল? 

৮৩. তাদের রসূলগণ যখন তাদের নিকট সুস্পষ্ট-অকাট্য দলীলাদি নিয়ে আসল তখন তারা তাদের নিজস্ব জ্ঞান 
নিয়েই মগ্ন রইল। পরে তারা সেই জিনিসেরই আওতায়ই পড়ে গেল যাকে তারা ঠাট্টা করছিল। 

৮৪. তারা যখন আমাদের আযাব দেখতে পেল তখন তারা চীৎকার করে উঠল এই বলে যে, আমরা মেনে নিলাম 

লা-শরীক এক আল্লাহকে, আর আমরা অমান্য করছি সেই সব মা'বুদ কে যাদেরকে আমরা শরীক বানাচ্ছিলাম। 


এপ পট 


পি 
রা 
র্‌ 
৫ 
তা 
/ 
« 
A 
ঠৈ 
রঃ 
বৈ 
/ 
৫ 
রা, 
সে 
‘/ 
৫ 
A 
৫ 
টা 
গৈ 
A 
রা 
৫ 
ৈ 
A 
8 
৫ 
ৈ 
/. 
A 
A 
্ে 
্ 
‘A 
“ 
ৰ পারছি ৮৫26 2পার্ ৩৫ 24 
| ১. ৬ ৪৩১৪০ 4 ৯) 
৮ 
রর 
“ 
“ 
“ 
“ 
রা 
ৈ 
“ 
A 
/ 
+ 
| 
A 
“ 
A 
(৫ 
? 
ৈ 
“ 
A 
ঠৈ 
/ 
রস 
ৈ 
ৈ 
“ 
“ 
র্‌ 
ৈ 
থে, 
র্‌ 


৫ 
4. 
/ 
‘ 
/ 
৫ 
+ 
ৈ 
4 
্ৈ 
রর 
্ 
রে 
রঃ 
৫ 
6 
+ 
‘ 
Ce 
৫ 
রা 
রা 
্ৈ 
A 
+ 
রর 
্ৈ 
রর 
ৈ 
্ৈ 
ৈ 
৫ 
৮, 
্ৈ 
ৈ 
+‘ 
রর 
রে 


AD AACA ALANA? পরপর বৈরি পর প৫৮৫৮৫১৮,,১৫৮১১৪৬ 


সুরা আল্-মু'মেন ৪০ ১৪১ পারা ২৪ 


৮৯৮১০৮০৯১৮৯৯১৯/১১৯১৮১৮১১৮১১৯/১১৮১৯১১৯১১১৮১১/৯৯৮৯১০০৯১১৯১৯১৯১১৯১১১৯৯১০০৮০ তি 


KEE UE ৯ ৭ ২৮ ২৮ ৯৯ ৮ ২৬ ৯ en READ RADIATA AN ALN NNN CR LR ON ON ON ON GN ON ON ON CN PN NAAN ON ৯৬ ৯ ৬ OO ৬ ৯৮ NN ৯ ৮ EN ০২৬৬ ৯ ১৯৬ 


কি 


রর 1517. 


আমাদের আযাব তারা দেখল যখন টি | নি উপকার 
করতে 


না ১৪০) তর 2 £ রর তর 


° EY চিরে ০০০ ৫৫ 7 
Ys ₹৩১৩০৪ 03 ৬০০৬৯ ৬৩ হত, 2১ ৬০১০০ 
যা 


তার বান্দাদের & (চলে এসেছে) নিশ্চয় র্জল্লাহর জর 
Eis অতীত হয়েছে (নির্ধারিত) 


৩5548 র্‌ SU ৮১৪ 


৮৫. কিন্তু আমাদের আযাব দেখে নেয়ার পর তাদের ঈমান ড়াদের জন্যে কিছু মাত্র কল্যাণকর হতে পারেনি। 
কেন না, এটাই আল্লাহর নির্ধারিত নিয়ম, যা চিরকাল তীর বান্দাদের ব্যাপারে কার্যকর রয়েছে। আর তখন কাফের 
লোকেরা মহা ক্ষতির মধ্যে পড়ে গেল! 


৯৬৬ 
CRS OOO SSA তত ০১৩০১৯০১০০০১০১০৬০০৬০১৫১৫০৫১৩৬০১১১০১৫ 


স্‌ 


> 


nD 


সূরা হা মীম আস্-সাজদা ৪১ ১৪২ 


~\ 


৬ 


NON NNN ০০০১-২৮-২৬ ৬৬ ১৬১ ৭৮ ৯০৯ ৬ ৬ ২৬ হস ১৬৬৯ ৬ ২৬ ২৬ ৭ ৬ ৯৮ ২৬ ২৬ ২ ৬ ৬ ৬ ৬ ৭৬ ২৬ ৬ ৯ ANNAN ANS ANNA NAAN AAR ৯ ৬ ২৬ ৬ ৯ ৯ ৯৬ 


- কতিপয় প্রস্তাব পেশ করতে পারি, সে হয়ত কোন একটা প্রস্তাব মেনে নেবে, আর আমরাও তা কবুল করে নেব। 


. আমরা সকলে একত্রিত হয়ে তোমাকে এত ধন-সম্পদ দান করবো যার ফলে তুমি আমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশী 


৫১৫১/১৫৫০১/১৫৮৮১৮৯৬ “ রে 


NESE ON EEO OEE ENE ONENESS NNN তত RRR RR RRR RRR 


নামকরণঃ এই সূরাটির নাম দু'শব্দে গঠিত । একটি “হা মীম', আর অপরটি “আস-সাজদাহ'। অর্থাৎ এ সেই 
সূরা যার সূচনা হয় “হা মীম” শব্দ দ্বারা এবং যাতে একটি 'সিজদা'র আয়াত রয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ নির্ভরযোগ্য বর্ণনার ডিত্তিতে বলা যায়, এর নাযিল হওয়ার সময়কাল 
হল হযরত হামযা (রাঃ)-এর ঈমান আনার পর এবং হযরত উমর (রাঃ)-এর ঈমান আনার পূর্বে ! নবী করীম 
(সঃ)-এর প্রাচীনতম জীবনী লেখক মুহাম্মাদ ইব্নে ইসহাক প্রখ্যাত তাবেয়ী মুহাম্মাদ ইবৃনে কা'আব আল- 
কুরাধীর সূত্রে এ কাহিনীটি উদ্ধৃত করেছেন যে, একবার কতিপয় কুরাইশ সরদার কা'বা ঘরে একত্র হয়ে 
বসেছিল । মসজিদে হারামের অপর দিকের এক কোণায় নয়ী করীম (সঃ) বসেছিলেন। এ সময় হযরত হামযা 
(রাঃ) ঈমান এনেছিলেন এবং কুরাইশের লোকেরা মুসলমানদের দল দিন দিন ভারী হতে দেখে খুৰ শংকিত ও 
চিন্তান্বিত হয়ে পড়েছিল ।একবার (আবু সুফিয়ানের শ্বশুর) উতবা ইবৃনে রাবী'আ কুরাইশ সরদারদেরকে বলল' হে 
ভায়েরা, আপনারা ভাল মনে করলে আমি গিয়ে মুহাম্মদের সাথে কথা বলে দেখতে পারি, আর তার সামনে 


এভাবে সে হয়ত আমাদের বিরুদ্ধতা থেকে বিরত হতে পারে! উপস্থিত সকলেই এ কথা পছন্দ করলো৷। অতঃপর 

উতবা উঠে গিয়ে নবী করীম (সঃ)-এর নিকট আসন গ্রহণ করলো। তিনি তার দিকে ফিরে বসলেন, তখন সে 

বললো. “ভাইপো। জাতির মধ্যে তোমার বংশ-মর্যাদা যে কত ভাল তা তুমি জানো! কিন্তু তা সত্ত্বেও তুমি তোমার 

জাতির লোকদের উপর একটা বিপদ টেনে এনেছ। তুমি আমাদের এঁক্যবদ্ধ সমাজে একটা ভাঙন সৃষ্টি করে 

দিচ্ছ। গোটা জাতিকে তুমি আহাম্মক বানাচ্ছেজাতির ধর্ম ও তার মশবুদদেরকে মন্দ বলছো । আরো এমন সব কথা 

বলতে শুরু করেছ, যার অর্থ এই দাড়ায় যে, আমাদের সকলের বাপ-দাদা যেন কাফের ছিল। এখন আমার একটা 

কথা শুন। তোমার সামনে কয়েকটি প্রস্তাব পেশ করছি, তা চিন্তা ও বিবেচনা করে দেখ, হয়ত তার যে কোন 
একটা প্রস্তাব তুমি মেনে নিতে পারবে” । 


নবী করীম (সঃ) এর জবাবে বললেনঃ “হে অলীদের পিতা! আপনি বলুন, আমি শুনছি” । তখন সে বললো 
“ভাইপো, তুমি এই যে কাজ শুরু করেছ, এ দ্বারা যদি তোমার ধন-মাল লাভ করাই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে 


মালদার ও ধনী ব্যক্তি হয়ে যেতে পারবে । আর তার দ্বারা যদি নিজের শেষ্ঠতু প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে বল 
আমরা তোমাকে আমাদের সরদার ও নেতা করে নেব । তোমার কথা ছাড়া কোন বিষয়েরই ফয়সালা হতে পারবে 
না । আর যদি বাদশাহ হতে চাও, তা হলে আমরা তোমাকে বাদশাহ করে নেব। আর যদি তোমার উপর কোন 
জিনের প্রভাব পড়ে থাকে, -যাকে তুমি নিজে তাড়াতে পার না, তা হলে আমরা সুদক্ষ চিকিৎসকদের ডেকে 
আনব এবং নিজেদের খরচেই তোমার চিকিৎসা করাৰ”। | 


A এরি ক পরত 


উতবা এ সব কথা বলছিল নবী করীম (সঃ) চুপচাপ বসে শুনছিলেন। পরে তিনি বললেন: “আবুল অলীদ! 
আপনার যা কিছু বলবার ছিল তা কি বলেছেন?” সে বললো. “হা বলেছি ”। তখন তিনি বললেন, “আচ্ছা, এখন 
আমরা কথা শুনুন ”॥ এ সময় তিনি ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম" পড়ে এ সূরাটিই তেলাওয়াত শুরু করলেন। 
আর উতবা নিজের দু'খানা হাত পিছনে ঠেক লাগিয়ে গভীর মনোনিবেশ সহকারে শুনতে লাগল। এ সূরার 
সিজদার আয়াত -৩৮ আয়াত পর্যন্ত পৌছে নবী করীম (সঃ) সিজদা করলেন। পরে মাথা উঠিয়ে বললেন: “ হে 
আবুল অলীদ! আমার জওয়াব আপনি শুনতে পেলেন। এখন আপনি জানেন আর আপনারা কাজ” । 


উতবা উঠে কুরাইশ সরদারদের মজলিসের দিকে চলে গেল। দূর হতে লোকেরা দেখে বলে উঠল আল্লাহর কসম, 
উতবার চেহারা বদলে গেছে। যে চেহারা নিয়ে সে গিয়েছিল, সে চেহারা নিয়ে সে ফিরে আসছে না৷ সে যখন 
এসে বসলো তখন সকলেই বললো “কি শুনে আসলে?” সে বললোঃ ‘আল্লাহর কসম , আমি এমন কালাম শুনেছি 
যা ইতিপূর্বে আর কখনই শুনতে পাইনি। আল্লাহর কসম এ কবিতা নয়, যাদুর কথা নয়, গণকদারী নয়। হে 
কুরাইশ সরদাররা। আমার কথা শুন এ ব্যক্তিকে তার অবস্থায়ই থাকতে দাও । আমি মনে করি, এ কালাম কিছুটা 

“ বাস্তবায়িত হবে । মনে কর আরবরা যদি তার মুকাবিলায় জয়ী হতে পারে, তাহলে তোমরা নিজেরা নিজের ভায়ের 
উপর আক্রমণ করা হতে রক্ষা পেলে, অন্য লোকেরা তার সঙ্গে বোঝাপড়া করবে। কিন্তু সে যদি আরবদের উপর 
জয়ী হয়, তাহলে তার বাদশাহী তো তোমাদেরই বাদশাহী হবে, তার ইয্যত ও সম্মান তোমাদের ইয্যত ও. 
* সম্মানের কারণ হবে 1”কুরাইশ সরদাররা তার এ কথা শুনেই বলে উঠল: “অলীদের পিতা! এ ব্যক্তির যাদু তোমার 
উপরও প্রভাব ফেলেছে” । উতবা বললো . “আমার মত আমি তোমাদেরকে বললাম, এখন তোমাদের মনে যা 
হয় তা করতে থাক”। (ইবনে হিসাম, প্রথম খন্ড, ৩১৩-৩১৪প২) 


অন্যান্য কতিপয় মুহাদ্দিস ও হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বিভিন্ন সূত্রে এ কাহিনী বর্ণনা করেছেন। তাতে 
শব্দগত কিছুটা পার্থক্য আছে। তাদের কোন কোন বর্ণানায় এ কথাও বলা হয়েছে যে, নবী করীম সেঃ) সূরাটি 


পড়তে পড়তে এ আয়াত পর্যন্ত পৌছিলেনঃ ৮ ৮ পিল তত 1 তত এত Adz ঠাক এ 
- ১১9 Sle Line ie মহত ৮০ ১5১) US 1p] ৩৮১ 
রে পালা Ed পা রঃ i Ed 


-এই লোকেরা যদি বিমুখ হয় তা হলে এদেরকে বল, আমি তোমাদেরকে আদ ও সামুদের আযাবের মত 
আযাবের ভয় দেখাচ্ছি যা আকস্থিক ভাবে এসে পড়বে। 

তখন উতবা সহসা রসূল (সঃ)-এর মুখের উপর হাত রাখলো, আর বললোঃ আল্লাহর ওয়াস্তে তোমার নিজের 
জাতির উপর দয়া কর । পরে কুরাইশ সরদারদের নিকট তার এরূপ কাজের কারণ স্বরূপ বললোঃ *আপনারা 
জানেন মুহাম্মদের মুখ হতে যে কথা বের হয়, তা অবশ্যই পূর্ণ হয় । এজন্যে আমি ভয় পেয়ে গেলাম, আমাদের 
উপর আযাব না এসে পড়ে!” (বিস্তারিত বিবরণের জন্যে তফসীরে ইব্‌নে কাসীর, ৪র্থ খন্ড, ৯০- ৯১পৃঃ এবং 
আল বেদায়া ওয়ান-নেহায়া, ৩য় খন্ড ,৬২ পৃষ্ঠা দ্রষ্টব্য)। 


সৃূর্রা হা মীম আস্-সাজদা ৪১ ১৪৪ না 


পর এও পর্বত বর, লী রত কা, এ, কর, রী এ 
2 ৫৫৫ হেহেহেহেে হে 


ৃ বিষয়বস্তুও মূল বক্তব্যঃ উতবার এ কথাবার্তার জরাবে আল্লাহতা'আলার নিকট হতে যে কালামের 
ভাষন নাযিল হয়, তাতে এঁ সব অর্থহীন কথাবার্তার দিকে মাত্রই ভ্রুক্ষেপ করা হয়নি যা সে নবী করীম (সঃ)-কে 
বলেছিল। কেননা সে যাকিছু বলেছিল, আসলে তা ছিল রসূলে ্রীম (সঃ)-এর নিয়ত ও বুদ্ধি-বিবেচনার উপর 
তার হামলা । তার সব কথার পিছনেই এ ধরে নেয়া কথা নিহিত ছিল যে, মুহাম্মদ (সঃ)-এর নবী এবং কুরআনের 
অহী হওয়া তো সন্ভব্য কোন কথা নয়। তা হলে তিনি যে এসব কথা বলছেন, এর মূলে হয় ধন-মালের লোভ বা 
রাষ্ট্র ক্ষমতা ও শাসন-প্রভুত্ব লাভই হবে উত্তোধক। অথবা (নাউযুবিল্লাহ) তীর জ্ঞান-বুদ্ধিতেই বিপর্যয় ঘটেছে। 
প্রথম কারণ হলে সে রসূলের সাথে বৈষয়িক সওদাবাজি করতে চেয়েছিল । আর দ্বিতীয় কারণ হলে 'আমরা 
নিজেদের খরচে তোমার চিকিৎসা করাব' বলে সে রসূলে করীম (সঃ)-কে অপমান করতে চেয়েছিল। এখন 
বিরুদ্ধবাদীরা যখন এতদূর নীচ হতে পারে তখন তার কোন জবাব দেয়া শরীফ ব্যক্তির কাজ নয়। তাকে 
সম্পূর্ণভাবে উপেক্ষা করে নিজের বক্তব্য বলে দেয়াই বাঞ্ছনীয় । 


৫৭ 


রা, 
খর 
[৮ 
রে 
Ye 
4“ 
/ 
পে 
# 
ৰৈ 
৫ 
রি 
রর 
‘ 


০০৬ NN 


এ সূরায় উতবার কথাগুলির প্রতি কোনরূপ ক্রক্ষেপ না করেই মক্কার কাফেরদের মূল বিরুদ্ধতাকেই আলোচ্য 

* বিষয়-রূখে গণ্য করা হয়েছে। কেননা কাফেররা তখন কুরআন মজীদের দাওআতকে প্রতিরুদ্ধ ও ক্ষতিগ্রস্ত করার 
জন্যে অত্যন্ত হঠকারিতা ও অনৈতিকতা সহকারে চেষ্টা করছিল । তারা নবী করীম (সঃ)-কে বলছিল, আপনি যাই 
করুন না কেন, আমরা আপনার কোন কথাই শুনব না। আমরা আমাদের দিলের উপর পর্দা ফেলে রেখেছি 
-দিলকে আবৃত করে রেখেছি, আমাদের কান বন্ধ করে দিয়েছি, আমাদের ও আপনার মাঝে একটা প্রাচীর 
দাড়িয়ে রয়েছে, তা আপনাকে ও আমাদেরকে কখনই একত্রিত হতে দেবে না। 


তারা নবী করীম (সঃ)-কে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিল যে, আপনি আপনার এ দাওআতী কাজ করে যান, 
আমরা আমাদের সাধ্যানুসারে আপনার বিরুদ্ধতা করে যাব- করতে থাকবো। তারা নবী করীম (সঃ)-কে 
প্রতিরুদ্ধ করার জন্যে কাজের একটা রীতিমত পরিকল্পনা তৈরী করলো । সে পরিকল্পনা. অনুযায়ী যখনই নবী 
করীম (সঃ) নিজে কিংবা তাঁর অনুসারীদের মধ্যে কেউ সাধারণ মানুষকে কুরআন মজীদ পড়ে শুনাতে চেষ্টা 
করতেন, তখনই আকম্সিকভাবে হাংগামার সৃষ্টি করে দিত, এমনভাবে চীৎকার করতো যে, কানে তালা লেগে 
যেত । কুরুআন মজীদের আয়াতসমূহের উল্টো অর্থ করে জনগণের মনে নানা ভুল ধারণা ও ভুল বুঝারুঝির সৃষ্টি 
করার কাজে পূর্ণ নিষ্ঠা সহকারে তৎপর হয়েছিল । ফলে কুরআনে বলা হত এ কথা , আর তার৷ তাকে বানিয়ে 
দিত অন্য কিছু। সরল-সোজা কথায় বক্রতা আবিষ্কার করতে চেষ্টিত হতে। পৃবাপর সম্পর্ক ছিন্ন করে কোথাও 
হতে একটি শব্দ বা বাক্যাংশ বের করে তার সঙ্গে নিজেদের তরফ হতে অনেক কথা যোগ করে দিয়ে একটা নতুন 
কথা দাড় করাত- যেন কুরআন ও তার উপস্থাপন কারী রসূল সম্পর্কে লোকুদের ধারণা খারাব হয়। 


আশ্চর্য ধরনের সব প্রশ্ন ও আপত্তি করতো । তার একটা নমুনা এ সূরায় পেশ করা হয়েছেঃ একজন আরব যদি 
আরবী ভাষায় কোন কালাম শুনাতেন , তবে তাতে মু'যিযার কি হল? আরবী তো।তার মাতৃ-ভাষা! মাতৃ-ভাষায় 
যার ইচ্ছা সেই কোন না কোন কালাম রচনা করতে পারে। তাআল্লাহর নিকট হতে .তার উপর নাযিল হয়েছে বলে 
দাবী করার কি আছে! তবে তিনি যে ভাষা জানেন না সে ভাষায় উচ্চমানের যদি কোন কালাম সহসা শুনাতে 
পারেন তবে না হয় বুঝা যেতে পারে যে, এ তার নিজস্ব রচিত নয়, এ উপর কোন স্থান হতে নাযিল হয়েছে বলে 
মনে করা যেতে পারে। এ অন্ধ. ও বধিরের ন্যায় বিরুদ্ধতার জবাবে এখানে যা কিছু বলা হয়েছে তার সার 
সংক্ষেপ কথা হল এইঃ 


পতিত AANA NNN EOD DEED DED ADE DEED ENN OD 


CACC CCAS SAA AAA A AAA ASA SAA SASASA ASRS RS ff SPP PINS SPP PPP 


~~ 
সি 


স্১০১৫৮০স৬1১১৯্৯১১১১১৯প১০৮০১০৯১১৯১১১১১১৯০১১১০১১১১৯১০১১১১ 


১.৪এ মহান আল্লাহর নাযিল করা কিতাব ও কালাম । আরবী ভাঘায়ই এ নাযিল হয়েছে। এতে স্পষ্ট ভাষায় যে তত্তব 
কথা প্রকাশ করে বলা হয়েছে মুর্খ লোকেরা তাতে কোন জ্ঞানের সন্ধান পায়নি বটে; কিন্তু সমঝদার লোকেরা তা 
হতে জ্ঞানের আলোও লাভ করে এবং তা হতে ফায়দাও পেতে পারছেন । আল্লাহ অনুগ্রহ করে মানুষের 
হেদায়াতের জন্যে এ কালাম নাযিল করেছেন। কেউ যদি তাকে বিপদ মনে করে, তবে তা তার দুর্ভাগ্যের 
ব্যাপার । এ সুসংবাদ হচ্ছে তাদের জন্যে যারা তা হতে উপকৃত হয়। আর যারা তা হতে বিমুখ হয়ে থাকে, 
তাদের পরিণাম সম্পর্কে তাদের ভয় করা উচিত। | 
২.৪ তেমরা যদি তোমাদের দিলের উপর পর্দা ফেলে রেখে থাক এবং নিজেদের শ্রবণ শক্তিকে বধির করে রেখে 
থাক, তাহলে যে লোক এ শুনতে চায় না তাকে শুনাবার, আর যে তা বুঝতে ও অনুধাবন করতে প্রস্তুত নয় তার 
, দিলে জোরপূর্বক নিজের কথা বসিয়ে দেবার কোন দায়িত্ব নবীর উপর অর্পন করা হয় নি। তিনি তো তোমাদেরই 
মত একজন মানুষ । যারা শুনতে প্রস্তুত তিনি তাদেরকেই কথা শুনাতে পারেন, যার! বুঝতে প্রস্তুত তাদেরকেই 
তিনি বুঝাতে পারেন। | 
. ৩.৪ তোমরা নিজেদের চোখ ও কান যতই বন্ধ করে রাখ না কেন, নিজেদের দিলের উপর যতই পর্দা ফেলে রাখ 
না কেন, আসল সত্য কথা এই যে, তোমাদের আল্লাহ তো একই আল্লাহ তোমরা আল্লাহ ছাড়া অপর কারো বান্দা 
নও। তোমরা জিদ করলেই এ মহাসত্য বদলে যাবে না। তবে তোমরা যদি এ মেনে নাও এবং এ অনুযায়ী 
নিজেদের আমল ঠিক করে নাও, তবে তাতে নিজেদেরই কল্যাণ করবে । আর যদি নাই মান তবে তার দরুন 
_ নিজেরাই ধ্বংসের মুখে পতিত হবে। 
৪. £ তোমরা এ শিরক ও কুফরী কার সঙ্গে করছো, সে বিষয়ে কোন অনুভূতি আছে কি তোমাদের মনে? তা 
করছো সেই আল্লাহর সাথে যিনি এ অথৈ বিশ্বলোক সৃষ্টি করেছেন। যিনি আসমান ও যমীনের সৃষ্টিকর্তা, যার রচিত 
ও জমা করে দেয়া অসীম বরকত এ যমীন হতে লাভ করে ধণ্য হচ্ছ, যার সংগ্রহ করে দেয়া রিযক খেয়েই লালিত 
পালিত হচ্ছ, । তার সাথে তোমরা তারই নিকৃষ্ট সৃষ্টিসমূহকে শরীক বানাচ্ছ। আর তোমাদেরকে যদি বুঝাতে চেষ্টা 
করা হয় তাহলে জিদের বশবর্তী হয়ে মুখ ফিরিয়ে নাও। 
৫.ঃ যদি নাই মান, তাহলে জেনে রেখ, তোমাদের উপর তেমনি আযাব সহসাই ভেঙ্গে পড়বার জন্যে প্রস্তুত হয়ে 
রয়েছে যেমন আদ ও সামুদ জাতির উপর ভেঙ্গে পড়েছিল । আর সে আযাবও তোমাদের অপরাধের শেষ শাস্তি 
নয়, পরে হাশরের ময়দানে তোমাদের হিসাব নেয়া হবে এবং জাহান্নামের আগুন তোমারদের আপেক্ষায় রয়েছে । 
৬. $ তারা বড়ই হতভাগ্য মানুষ, যাদের সাথে এমন শয়তান, মানুষ ও জ্বিন লেগে রয়েছে যারা তাদেরকে 
চারদিকে কেবল শস্য-শ্যামল-মনোরম শোভাই দেখিয়ে থাকে, তাদের নিবুদ্ধিতাকে তাদের নিকট খুবই ' 
চাকচিক্যময় করে তোলে, তাদেরকে না কখনই ভাল কথা- নির্ভুল সঠিক কথা চিন্তা করবার সুযোগ দেয়, না অন্য 
লোকদের নিকট হতে তা শুনবার সুযোগ দেয় । এমন লাদান লোকেরা তো আজ এখানে পরম্পরকে উষ্কানী দিয়ে 
চলেছে, আর প্রত্যেকে অপরের নিকট হতে উৎসাহ পেয়ে চরম উৎসাহে মেতে উঠছে। কিন্তু কিয়ামতের দিন 
যখন দুর্ভাগ্য নেমে আসবে, তখন তাদের প্রত্যেকেই বলবে, দুনিয়ায় যারা আমাদেরকে গোমরাহ করেছিল 
তাদেরকে আজ নাগাল পেলে পায়ের তলায় ফেলে নিম্পেষিত করবো। 
৭.$ এ কুরআন একখানা অটল অপরির্তনীয় কিতাব। তোমরা তোমাদের হীন কুট-কৌশল ও মিথ্যার হাতিয়ার 
দ্বারা তাকে পরাজিত করতে পার না । বাতিল সামনের দিক হতে আসুক কিংবা পরোক্ষ ও গোপনে হামলা করুক, 
কুরআনকে আঘাত হানতে পারবে না কখনই। | 


৯ ৯৬ ৬৬ সত ০ ৯ ৬ ৯ 


হক 5555555255555555555555529৯৭৯2৯2৮৮৮৮৮৮০ 
২২৬৬ ২২০৭৭২৬৭২৬২ ২৬০২ NNN 


ক্েব্োন্তন্তেস্তেন্রোব্যেব্তিব্যেস্যিব্যিব্তি বিজি NAN NNN NN NN NSS NN NANNY 


পি ও SP Se ২৬ Se eh A AA ৭ ২১ ২৯ ১ ৬ ৬ ২ ২ ২ ৯ ২ AR AA RASA RRA SRA ১১ ২৮৯ ১২ ৯৬ ৯৯ ২ 


৯ 
৬ 


শব্দ-৭/১৯-_- 


সুরা হা মীম আস্-সাজদা ৪১ ৯৪৬. পারা 
2 RARE ঢ়] 
Sf ১০১১০১১১০১০ 
~~ 
CC CLL CLL 


৮.৪ আজ তোমাদের নিজেদের ভাষায় এ কুরআন পেশ করা হচ্ছে যেন তোমর এ বুঝতে পার । কিন্তু তোমরা 
বলছো এ কুরআন কোন অনারব ভায়ায় নাযিল হওয়া উচিত ছিল। কিন্তু একে তোমাদের হেদায়াতের জন্যে যদি 
কোন অনারব ভাষায় নাযিল করতাম, তাহলে তোমরাই তখন বলতে যে, এ তো বিশ্বয়কর ধরনের বিদ্রুপ- আরব” 
জাতির হেদায়াতের জন্যে অনারব ভাষায় - যা কেউ বুঝে না - কথা বলা হচ্ছে, কালাম নাযিল করা হচ্ছে! এর 
অর্থ এই দাড়ায় যে, আসলে তোমরা হেদায়াত পেতেই চাও না । না মানবার জন্যে নিত্য নতুন বাহানা তালাস 
করছো। 
৯. $ আচ্ছা, তোমরা কি এ কথা কখনো চিন্তা করে দেখেছ যে, কুরআন যদি সত্যই আল্লাহর কিতাব হয়ে থাকে, 
তা হলে তা অমান্য করে ও এমন ভাবে তার বিরুদ্ধতা করলে তোমাদের পরিণতি কতখানি মর্মান্তিক হবে? 
১০.৪ এখন তো তোমরা মানছ না; কিন্তু সে দিন খুব বেশী দূরে নয়, যখন নিজেদের চোখেই তোমরা দেখতে 
পাবে যে, এ কুরআনের দাওআত দিগ-দিগন্তে প্রভাবশালী হয়ে উঠেছে। আর তোমরা নিজেরা তার প্রভাবাধীন 
হয়ে পড়েছ। তখন তোমরা নিঃসন্দেহে জানতে পারবে যে, তোমাদেরকে যা বলা হয়েছিল তা কোন মিথ্যা জিনিস 
. ছিল না, বরং তা ছিল অতীব সত্য। বিরুদ্ধবাদীদেরকে এ জবাব দেয়ার সংগে সংগে কঠিন প্রচন্ড বিরুদ্ধতার . 
পরিবেশে ঈমানদার লোক ও স্বয়ং নবী করীম (সঃ) যে পরিস্থিতি ও সমস্যার সম্মুখীন হয়েছিলেন, সে দিকেও 
বিশেষ লক্ষ্য আরোপ করা হয়েছে। ঈমানদার লোকদের পক্ষে তখন দ্বীনের তবলীগ করা তো দুরের কথা, 
ঈমানের পথে দাড়িয়ে থাকাও কঠিনতর হয়ে পড়েছিল । কেউ মুসলমান হয়েছে এ কথা জানতে পারলে তার 
জীবনই বিপন্ন হয়ে পড়তো । দুশমনদের ভয়াবহ একজোট এবং চারদিকে সমাচ্ছন্ন শক্তির মুকাবিলায় তারা 
নিজেদেরকে নিতান্ত অসহায় ও বন্ধু-বান্ধবহীন মনে করছিলেন। এরূপ অবস্থায় প্রথমতঃ তাদেরকে এ কথা বলে 
সাহস দেয়া হয়েছে যে, আসলে তোমরা অসহায় ও বন্ধু-বাম্বাবহীন নও । বরং যে ব্যক্তিই একবার আল্লাহকে 
নিজের রব মেনে এ আকীদায় মজবুত ও অটল হয়ে থাকে তার প্রতি আল্লাহর ফেরেশতা নাযিল হন এবং দুনিয়া 
হতে পরকাল পর্যন্ত তাকে সাহচর্য দান করেন। পরে তাদের মনে সাহস বৃদ্ধি করা হয়েছে এ কথা বলে যে, যারা 
নেক আমল করে, অন্য লোককে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং শক্ত হয়ে বলে “আমরা মুসলমান: প্রকৃতপক্ষে 
তারাই উত্তম মানুষ । 


NE CSE বন্য CERES CC CSS তন্ত SE SUCCES 


চখ 
রে 


~ Ye 
৬০৬০৬ 


নবী করীম (সঃ)-এর সামনে তখন একটা প্রশ্ন কঠিন সমস্যার সৃষ্টি করেছিল। প্রশ্নটা ছিল এই যে, দ্বীনের এ 
দাওআতের পথে যখন এ কঠিন দুর্লংঘ্য পাহাড় প্রতিবন্ধক হয়ে রয়েছে তখন এর মধ্যহতে ইসলাম প্রচারের পথ 
উন্মুক্ত হবে কেমন করে? এ প্রশ্নের জবাবে সমস্যার সমাধান হিসাবে রসূলে করীম (সঃ)-কে বলে দেয়া হয়েছে 
যে, এসব প্রদর্শনীমূলক প্রতিবন্ধকতার পাহাড় বাহ্যতঃ খুবই কঠিন ও দুর্লংঘ্য মনে হয় বটে, কিন্তু উত্তম- 
উন্নতমানের চরিত্রই হল এমন হাতিয়ার, যা তাকে চূর্ণ-বিচূর্ণ করে দেবে । অতীব ধৈর্য্য সহকারে কাজ করে যাও। 
শয়তান যদি কখনো উক্কানী দিয়ে অপর কোন হাতিয়ার প্রয়োগ করতে উদ্বুদ্ধ করে, তবে তখন আল্লাহর নিকট 


আশ্রয় চাইবে। | 


NAN NNN NNN IN NAN ANN NNN NN ANN NSN ANNA NN A NN SE ASSN NS A NSN গিরি 


EA SE ES A YEA SA SSAA AIS IISA APP PPPS 


৬ 


OA EOE EEN EEN EN ES AN EN AN ENE ADNAN ED EN ANAS AS NAN AN ENN SN NANA NANA স্তিমিত SSN 


সূরা হা মীম আস্-সাজদা ৪১ ১৪৭ চারা 


এত, হর ওর, রি পর রি পর গর ও ধর্ম শর, রশ পরত গর, ধর পর কর বর, রর, টি, €তি, করত বর ধর, এর, গর্ত পর কর এরি, এরি পার তর ক বর, এর রর রর পর, কি রর ও রর এর, এর রত রি ওর ও, রর তর 
/ 


G2" ES রাহানে তির 
EEE ১, Sa সিরা NLRB ৯৯৩৮৮ ৮80৯ 

4 + তে ১৬৩ ৮ ৩) ভাপ সি 8 
তার সা) যী আস-সাজদাহ রী (8১) ছার তার আয়াত (সং খ্যা) 


০টি 


তেন রে 419০) 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


রে 
স্ব ff ক্যেব্েবেন্তেব্তেব্ি্ত৩স৯১৯১৯১১০৮০০৯০৩ ৬৬৬০৬ 


510 ৫) মত 2 Z UE 
« Ea 04>) ১৯) ডি রত 2 ্ পি 
এই কিতাব মেহেরবান (মিনি) রি নাযিল করা ন 
a যে) দয়াময় পক্ষহতে ' (হয়েছে এট।) 
৫ 2 রর £ 
% পণ 2924 2% 2Lw নে ৫ (££) 2/4 w 
/ ঞ্ব কক 
AO ৯৮১৯৫ 42529 ৩০১৮ 1১ asl ০০৪৪ 
AL (যারা) জানরাখে (এমন )লোকদের আরব কুগআন তার আয়াত... (বিশদভাবে বিবৃত 
জানে) (ভাষার) সমূহ 
Zs A 237% 2 ৫ রি ও 12224 
/ ie ২ A ৪ টা ৮ || রি 
ALO ৩৯৯১, ১ সো ~~! ৮১০০৮ ৩.৬ 5) oR 1 
4 শুনে না তারা সুতরাং তাদের অধিকাংশ বিমুখ হয়েছে কিন্তু সতর্ককারী ও (এই কিতাব) র্‌ 
/ সুসংবাদদাতা | 
ৰ 5৫ 22: re BA ৪:85 ১ 4 UY 
(2 | রি রণ (4৫ 2 (892 রঃ হিতে টম 
/, 2 রি |) LU ] 5 \ 
Y ভি ৮ তা হঁতে পু এ ও আর্মীদের তারা বলে রী 
৫ প মধ্যে” র র / 
| এবং তার দিকে ০৮252 রী (আধ) আমতলা ঁ 
টি. LGA কৈ: শ্রিহ 
৬ a ভা =) 
< ক্র টিতে 5 Es bo 2 ত১। 
তোমার মাঝে ও আমাদের মাঝে এবং বাঁধরতা আমাদের কান মধ্যে 
রয়েছে৷ (রয়েছে) মুহের 


২. এ কিতাব দয়াময় মেহেরবান আল্লাহর তরফ হতে নাযিল করা জিনিস। 


৩. এ এমন কিতাব যার আয়াতসমূহ অতীব স্পষ্ট ও প্রাঞ্জল করে বলা হয়েছে- আরবী ভাষার কুরআন- তাদের 
জন্যে, যারা জ্ঞানবান। 


৪.এ সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী । কিন্তু এদের অধিকাংশ এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা শুনেও শুনে 


৫. তারা বলে, তুমি আমাদেরকে যে জিনিসের দিকে ডাক, তার প্রতি আমাদের দিলের উপর আবরণ পড়ে 
রয়েছে আমাদের কান বধির হয়ে গেছে এবং আমাদের ও তোমার মাঝে একটা পর্দা আড়াল হয়ে গেছে। 


নে 

/. 

A 

টে 

টা 

টৈঃ 

রে 

4, 

্ৈ 

্ৈ 

', 

/ 

/. 

টে 

| ১. হা মীম, 
7, 

টে 

'/. 

নে 

ৈ 

/. 

৫ 

টে 

'/ 

/ 

/ 

টে 

রর ব্ি৩৩৬৬৬৬৬৬৬১৬১৯১১৮১০১১লি 

ৃ ANNAN NNN AS NN EN NAN 

ATTRA AAD DDS DD SDD 


ORS SSSA S ২১০১১০৩৯৫০৯০৬৫৫১০৯১১ 


সূরা হা! মীম আসৃ-সাজদা ৪১ ১৪৮ 


৫ গর শর এর লা, বর ধর ওর, কর এর রগ বর রত, রর রি জবি রর জর রি রি পর 


— 
e~ I 


রে এপি, রি হরি কর কাত বর কি ওর এ পর করি জর রি ৫ ৩২৫৩০ 
/ 2 ৮ 5 Br ৭ : ZL 
রঃ ৫ £ A A 22 e পাটি 1 ৮৫ 32 & 
| তোমাদেরই মত একজন আমি ঃ বল কাজ করে নিশ্চয় তাই 1৬ 
% মি (হেলবী) যাচ্ছি আমরা ই 
Al Toad 204 3 ৫0100 ES, এটি 7 শ 22 ৬% 
fe ভিড ৩৬৯৪ Al 2) 1 রর | ৮) 181 
৫ সর্ট oe ওরা শার্ট A Pd Pd $e এ 
রর পল রি সুতরাং একই ইলাহ তোমাদের ইলাহ এই আমার ওহী করা | 
fe যেঃ প্রতি হয় / 
DS রঃ 
Al ১ 01) 5৩ পাতা 25০ E> রা 24, | 
A| C ১৬১, ১৯০৮৬, (০৩ ৬ ৮ ৪) Me 5 2৮৩] 
রর খুণররিকদের জন্যে ধ্বংস £ তার কাছে তোমরা ক্ষমা চাও ও  তারদিকে | 
/ 
2, 55 সির ESE পার পা | পার্টি রর 2 ৰ্ঢ ff 
নে ৯ টি চে পাও ক 
Al 2 ১৮৯১৩ ১ ১ ৮৯১১ ৩০৮৪৮ ৯) ৩০৬১ 
রর রণ 2, 
2 আখেরাতাকে তারা এবং জাকাত দেয় না যারা 2. 
Ct । 1 Pr রা ১৮৩ । 25 এ পার 2৮৮০) 
৮৭ হু w | তি | ৬ “ 
Al ৬১৮ 1৩৮৮ ১15৩1 ৬৮ 9, 9৩১১৪ | 
/ নেকীর কাজ করেছে ও ঈমান এনেছে যার নিশ্চয় অন্বীকারকারী 5 
Al ৮ 22 তির AH স2 ৫ 222/227 রী » | 
7 OLS রি চা ) (৬ (৩ পার্থ 1.০ চি ৪ 0) 
রণ [2 $৬ < 
(| অস্বীকার করছ অবশ্যই তোমরানিশ্র্চাকি বল শেষ হওয়া ব্যতীত পুরঙন্কার তাদের | 
্ (অর্থাৎ অফুরন্ত) (রয়েছে) জন্যে 
Al = ESATA ১ ৩ ৩ ৫৫৩১ Ade 5. ৯ 
£ রর পর্ণ এ ৬ A চা ঞ A ৬৫ * রঃ 
AAT ৩৪৬ 5 ৬০০% 0 ০০৯ Ge ৬৬০৪ | 
টি] তার তোমরা বানাচ্ছ এবং দুদিনের মধ্যে যমীনকে সৃষ্টি করেছেন মিনি (তাকে) | 
| স্ন 1215 | 
৮1১1৩৬৯৪ 
“ সমকক্ষ 
রর (অন্যদেরকে) | 
/ 
| তুমি তোমার কাজ কর, আমরা আমাদের কাজ করতে থাকব। f 
৬. হে নবী। এই লোকদেরকে বল, আমি তো একজন মানুষ তোমাদেরই মতো । আমাকে অহীর সাহায্যে বলা ; 
| হচ্ছে যে, তোমাদের ইলাহ তো মাত্র একই ইলাহ । অতএব তোমরা সোজা তীর অভিমুখী হয়ে থাক এবং তার || 
রর 


৫ 
+ 
‘A 
f 
নিকট ক্ষমা চাও । সেই মুশরিকদের ধ্বংশ নিশ্চিত, j 2 
৭. যারা যাকাত দেয় না ও পরকাল অমান্যকারী। 2 
৮. তবে যারা মেনে নিল ও সৎ কাজ করল তাদের জন্যে নিশ্চয় এমন পুরফকার রয়েছে, যার ধারা কখনও ছিন্ন Ys 
হবার নয়। YZ 
রুকুঃ২ Y 
৯. হে নবী এদেরকে বল, তোমরা কি সেই আল্লাহর সাথে কুফরী করছ এবং অন্যদেরকে তার সমকক্ষ বানাচ্ছ, 
যিনি পৃথিবীকে দুই দিনে বানিয়েছেন? ... 2 


& রর 
জুতা পু NN ANN NN NASA EN AN ASAD DN ES AN DAD ANN AN ADNAN AN ANAND AD 24S 2 


A LN NN ON Ge 


নু = || 
সূরা হা মীম আসৃ-সাজদা ৪১ ্‌ .১৪৯ পারা ২৪ 


শরির পর পর কার পর এরি ক, পর বর্বর বি ধরি টপ এটি, এর বর বর করার এটি, এরি, বত শর এর বর, ও কার ওর জর গর জর কার বর, রত ওর কা তি, বর, ওর, ওর, ওর, তর কর, কার কর পর রর, ও, এরি ও পা গা তো, বর, কাকা 
A 


: 1 
J ৮ রহ AAA 2 পট ৪৫ না Z ৮৫ { /. 
7 ই SEY SE 2 ~~ 
তার মধ্যে বানিয়েছেন, তানি 
Ie 8১35 
ৰৈ Ped LEA পাট 
মী (2 : ও 82 (35 \ 
৯ টি ৫৬ >) 
Y তার el এ ও Fl তার মধ্যে ্‌ঃ নি থে তার উপরে পর্বতমালা 
jl; 

4, কক Ls ক তে পা পার্ট তার এ তর 
2 রে রি নি রখ 
Y% প্রাথীদের জণ্য সঠিকভাবে চার মধ্যে তার শক্তিসমূহ 
$s (অর্থাৎ খাদাসন্ভার) 
্ ঠ( পান j 4 
/ bd } 2 রো 2 
(| অতঃপর (আল্লাহ) ধুয়া রা এবং আকাশের দিকে লক্ষ্মদিলেন এরপর 
' 1 E বললেন 
17412 £€ অর্পণ 4 2 ১0৮ It EN Ad 
A (06 25H EE Gr ০৪৮৯) 2 ও 
| উভয়ে বলল অনিচ্ছায় বা ইচ্ছায় উভয়ে আস পৃথিবীকে ও তাকে 
Ye রা 2 পি 4 তারি রর রর 
A| ১১০ ow ২ Eat (OEE) ৩১ 
| পি আসমানে সাত তাঁদেরকে অতঃপর, অনুগত হয়ে” আমরা 
dD পরিণত করলেন আসলাম 
ত if রত | A ১১০৪ 0 | এপার DAI ৩৬ 
ঃ ১ £% Ce 3 ৮5515 ০০% 03 

A 
র রতি না পিল | 
র্‌ 


তিনিইতো সমগ্র জগত্বাসীদের রব | | 

১০. তিনি (পৃথিবীকে অস্তিত্ব দানের পর) উপর হতে তার বুকে পাহাড় দৃঢ়মূল করে দীড় করে দিয়েছেন এবং 
তাতে বরকতসমূহ সংস্থাপিত করেছেন। আর তাতে সব প্রার্থীর জন্যে) প্রত্যেকের চাহিদা ও প্রাঙ্গান্গন অনুযায়ী 
ঠিক পরিমাণ মতো খাদ্য সামগ্রী সঞ্চয় করে রেখেছেন। এই সব কাজ চার দিনে সম্পন্ন হয়ে গেল । 

১১. অতঃপর তিনি আকাশমন্ডলের দিকে লক্ষ্য আরোপ করলেন২, তা তখন শুধু ধোয়া ছিল। তিনি আসমান ও 
যমীনকে বললেন £ “অস্তিত্ব ধারণ কর ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক" । উভয়ই বলল: আমরা অস্তিত্ব ধারণ 
করলাম অনুগতদের মতোই । | 


১২, তখন তিনি দু'দিনের মধ্যে সাত আকাশ বাদিয়ে দিলেন এবং প্রতি আসমানে উহার বিধি-বিধান অহী করা 
হ্‌ল। 


১, অর্থাৎ সেই সমস্ত সৃষ্টির জন্যে যারা জীবিকার সন্ধানী । 

২, এর অর্থ এই নয় যে যমীন সৃষ্টির পর এবং তার মধ্যে বসতির ব্যবস্থা করার পর তিনি আসমান সৃষ্টি ' 
করছেন। এখানে ‘অতঃপর’ শব্দটি কাল-গত ক্রমের জন্যে নয়, বরং বর্ণনার ক্রম হিসেবে ব্যবহৃত হয়েছে। 

পরবর্তী বাক্যাংশ দ্বারা একথা স্পষ্টরূপে বুঝা যায়। 


সূরা হা মীম আস্‌-সাজদা ৪১ | ১৫০. 


করি পর পর বর, কট করি এটি ওর ওটি ওটি, ওটি, ওটি, 
(৮ 2 এ ন ও) 
7০০৯ LUNG | 


২৬ ৯ ৬ ৯ 


HE BG 5201 8) 9৩৩ 


তারা বলেছিল আল্লাহকে ছাড়। ভি (এই বলে) তাদের পিছন হতে ও 


57 2৫০ 04 Sz 


তর 
তোমরা প্রোরত হয়েছ প্রবিধয় নিশ্চয় সুতরাং ফেরেশা্দেরকে নাযিল অবশ্যই 
যা আমরা 


আর দুনিয়ার আসমানকে আমরা প্রদীপ সমূহ দ্বারা সুসজ্জিত করলাম এবং তাকে পূর্ণভাবে সুরক্ষিত করে 
দিলাম ..... এই সব কিছুই এক মহা পরাক্রান্ত বিজ্ঞ সত্ত্বার পরিকল্পনা । ্‌ 
১৩. এখন এই লোকেরা যদি মুখ ফিরায় তা হলে এদেরকে বলঃ আমি তোমাকে তেমনি ধরনেরই সহসা ভেঙ্গে 
পড়া আযাবের ভয় দেখাফ্ষি যেমন 'আদ ও সামূদেয় উপর নাযিল হয়েছিল। 
১৪. আল্লাহর রসূল যখন তাদের সামনে ও পিছনে সব দিক দিয়ে আসল এবং তাদেরকে বুঝাল এল, আল্লাহ ছাড়া 
কারো বন্দেগী করোনা,তখন তারা বলল: “আমাদের রব. চাইলে তো ফেরেশতা পাঠাতে পারতেন । কাজেই 
আমরা সেই কথা মানিনা যা নিয়ে তোমরা প্রেরিত হয়েছ” । 


্ৈ 
রা 
টৈ 
4 
৮৫ 
| 
রঃ 
রা 
৫ 
// 
/. 
৫ 
4 
/ 
‘A 
‘ 
4 
/. 
A 
4 
৮, 
৮. 
“ 
রর 
রর 
/খ 
৮ 
তি 
রে 
ৈ 
তি 
নে 
রং 
€ 
রং 
/ 
/ 
রি 
রর 
রি, 
৮. 
€ 
রা 
৫ 
্ 
6. 
৫ 
রর 
রা 
প 
রং 
রে 
রর 
€ 
রে 
4 
4 
রং 
রর 
ৰৈ 
A 
‘ 
রর 
রর 
রা 
রে 
৫ 
র্‌ 


রে 
‘ 
// 
৫ 
ৈ 
৮৫ 
রে 
/ 
৮, 
“ 
রে 
রর 
রর 
রণ 
/ 
/ 
রত, 
/. 
‘ 
৫ 
রে 
রে 
রে 
/. 
/ 
/ 
‘. 
/ 
/ 
“ 
/ 
+‘ 
রর 
রর 
ৈ 
4. 
রঃ 
/ 
রা 
€ 
রর 
রন 
A 
রে 
/ 
A 
4 
্ৈ 
রঃ 
টে 
রে 
2. 
রং 
“A 
পা, 
রঃ 
রে 
+. 
রণ 


ক ত্বত্ত ANNA NAA NS NN NAAN DANA NEN NAN EN NAN NANA NAN aA 


সূরা হা মীম আস্‌-সাজদা ৪১ ১৫১ 


পে সি ২ ২৬ 


A 

a 

A Las 3 A ES DLA ত Al 
A 2৬ Pf 2G 22; < ক চি পিং 
২ ৯ ৯৬৮৪১ (৯৫০ ৩১) (১৪১ GW awl 
ই] তারা ছিল এবং শক্তিতে তাদের চেয়ে এ তাদের সৃষ্টি করেছেন যিনি আল্লাহ 


CAAA 22? 23 পাতা ? পঞ্পার্র পার্টি 2 ৮ঠি পার এরর হি 
1722 ঠা [৪০০ (৯) ৫১ sx (৩১১ 


a 
খড়ো. হও তদের উপর আমর! তাই অস্বীকার করত 


অধিক অপমান “ আখেরাতের, শাস্তি অবশ্যই এবং দুনিয়ার জীবনে মধ্যে 
251 2 পর্তার্ক 35% পণ (223422 A ৩০৪ 
(৫৮১৩৫ cht আও 9 ০১/০৪ ) (১5 


তাদেরকে আমরা অতঃপর সাহায্য করা হবে না তাদের এবং 
সঠিক পথ দেখিয়েছিলাম (রি যে) অবস্থা iy 


কিক কক NINN NN ADA Eee 
0 
৬ 
(Sa 
পটী 
৭৯. চ 
N 
৬ 
17 
N 
bd) 
Cc 
Lo 
\ 
০৩ 
০৬, 


১৫. 'আদ-এর অবস্থা এই ছিল যে, তারা পৃথিবীতে কোন অধিকার ব্যতীতই বড় হয়েছিল এবং বলতে লাগলঃ 
আমাদের অপেক্ষা অধিক শক্তিশালী আর কে? তারা এ কথা বুঝল না যে, যেআল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন, 
তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিশালী 1........... তারা আমাদের আয়াতসমূহ অস্বীকারই করতে থাকল। 

১৬. শেষ পর্যন্ত আমরা কয়েকটি খারাব দিনে প্রচন্ড ঝড়ো হাওয়া তাদের উপর পাঠিয়ে দিলাম, যেন তাদেরকে 
দুনিয়ার জীবনেই অপমান ও লাঞ্ছনার আযাবের স্বাদ আস্বাদন করাতে পারি এবং পরকালের আযাবতো এ হতেও 
অধিক অপমানকর । সেখানে তাদের সাহায্যকারী কেউ হবে না। 

১৭. তার পরে সামূদ... তাদের সামনেও আমরা নির্ভুল হেদায়াতের পথ পেশ করলাম; 


ASN 
৩৬ ২ NAN NAN SN SN NN NaN CRRA NNN ANAND EES EN EASON ENA ANAS ৭ ৭৬ ২৬ 


ATA SAN NN Ne ON Ne GN FN PN + 


সি 


তত তত তত তত ৩২২১৬০১০৯০১০১৫১০১০১৬১৬০০০০১০৬০০ 


সুরা হা মীম আসৃ-সাজদা ৪১ ১৫২ 'পারা ২৪ 


৮১৫৯৫১৫১৫১০১০১০২০১১০১০১০১০১৫১০১১০১০১৫১৫১০১০১০১৫১৫১৫১৫৫৯৫ সি 


1 2759 2৫৫ ? পাপা 
(৮৪৩৩ SESE (5৬৩৪) (45 ০৯18 0 
তাদেরকে ধরল তখন সৎপথের  পঁরিনর্তে অন্ধ থাকা OR Y 
পছন্দ করেছিল | 
6 22 ৮ 155 (৮ ৬ 224, | 
৩০ দি ৯৮6৫ ৩ ০৮৫) |$ 
আমর! উদ্ধার রং তারা অর্জন করতেছিল একারণে অপমান কর 2 
1 যা ৮ 
#4 22 a A “84 ROLL 244! 
ৰ At 9 ৫১ (০৪৪০০18651৩ | 
/ ফেদিন এবং (গুমরাহী হাতে) ও ঈমান Zs 
(স্বরণ কর) পরহেজকরতে ছিল এনেছিল 


কিন্তু তারা পথ দেখার পরিবর্তে অন্ধ হয়ে থাকাই পছন্দ করল। শেষ পর্যস্ত তাদের কর্মকান্ডের বদৌলতে 
অপমানের আযাব তাদের উপর ভেঙ্গে পড়ল। 


১৮.এবং আমরা সেই লোকদেরকে বাচিয়ে নিলাম যারা ঈমান এনেছিল এবং গোমরাহী ও দুফৃতি হতে পরহেয 
করছিল। 


রূকুঃ৩ 
১৯. সেই সময়ের কথা একটু খেয়াল কর, যখন আল্লাহর এই দুশমনরা' দোজখের দিকে যাবার জন্যে পরিবেষ্টিত. 
হবে৩। তাদের পূর্ববর্তীদেরকে পরবর্তীদের আগমন পর্যন্ত আটক করে রাখা হবেঃ । 


৩. মূল উদ্দেশ্য হচ্ছে এই কথা বলা- ‘যখন তাদেরকে আল্লাহর আদালতে পেশ করার জন্যে ঘিরে নিয়ে আসা ' 
হবে । কিন্তু যেহেতু তাদের পরিণাম শেষ পর্যন্ত দোষে প্রবেশ করা, সেজন্যে বলা হয়েছে- “দোজখের 
দিকে যাবার জন্যে পরিবেষ্টিত হবে' । | 

৪. অর্থাৎ এক এক বংশ ও এক এক প্রজনোর হিসাব করে একের পর এক তাদের ফয়সালা করা হবে না । বরং 
সমস্ত পূর্ব ও পরের বংশকে একই সময়ে একত্রিত করা হবে এবং সকলের একই সংগে হিসাব গ্রহণ করা 


হবে। কেন না প্রত্যেক পরবর্তী বংশধরের সৎ বা অসৎ হওয়ার ব্যাপারে তার পূর্ববর্তী বংশধরের পরিত্যক্ত 
ধমীয়ও নৈতিক উত্তরাধিকারের অংশ অন্তর্ভুক্ত আছে। ' 


~~ 
৬৬ 


লুক ডি ১২১০১৫১৫৬৫১৫১০৯৫৬৫৬৫৬৫৬৫৬৫০৫১৫১৫১৫৬৫৯৫১৫৯৫১৫১১১৫১০১ ০১৬ 


সূরা হা মীম আসৃ-সাজদা ৪১ ১৫৩ 


ধরণ এ, বর এর ও, কর, ওর ওর রি, ওর, রি রি এরি ওর কর ও, কর পা জাত পা ওর রত রি কর রর এর ওর গর ওর রি ওর 


পারা ২৪ 
২: 


/ রি 2 ৮ ন দি 9 
2 

ঠি i Ef 1 2৮75 2 ১১ ্ 

৫ 

A { 2 ঞ্ঞ ঞ 

2 


ঞ 
ES 
ও Je OE ও 


তাদের কান তাদেরধখিযদ্ধে সাক্াদিবেগেখানে তারা আসবে যখন 


টি 
রর হও 86 7 eo OX 1% 
কেন 


তাদের চর্মগুলোকে তার! বলবে এবং জি 


gy 481 EB BE ১৬ টে 


8 

ৈ 

ৈ 

বি 

&ঃ রা 

৮ (7 আমাদের বাকশক্তি তারা বলবে আমাদের তোমরা সাক্ষা 
1% *. দিয় বিরুদ্ধে দিয়েছো 

“ 

৫ 

নে 


- তোমাদেরকে সৃষ্টি তিনি এবং কিছুকে, 
র দিকে করেছেন - 
/ 2 TY) ৮৮ LEN 2 ERNE AZ 
2 ABA 2 2262 রে 

কি |] ও ন ক 
৯2 (৯০ nie ৮ Oss ৫ 
% চু 
/ 


oA রর 
ন! তোমাদের কণ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিণে তোমরা লুকাতে ছিলে যা 
জানতে) 


তোমরা ভেবেছিলে কিন্তু রি না আর রি চচ্ষুগুলো 
(ক্বা্ষা দেবে) (জানভে) (দাশ দেবে) 


SUL ডঃ ৩ ৫৩ ef 


তোমরা কাজ করতে ধ্বিষয়কে অধিকাংশ 
যা 


৮৪ 

৮ 

CA 

/ 

CA 

A 

” 

‘ 

[of 

A 

“ 

A 

“A 

“ 

“ 

“ 

| ২০ পরে সকলেই যখন সেখানে উপস্থিত হবে,তখন তাদের কান, তাদের চোখ এবং তাদের দেহের চামড়া সাক্ষ্য 
dl, 

| দিবে তারা দুনিয়ায় কি কি কাজ করছিল। 

fp ২১. তারা তাদের দেহের চামড়াকে বলবেঃ “ তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষ্য দিলে?” এরা জবাবে বলবে. 

| আমাদেরকে সেই আল্লাহই কথা বলবার শক্তি দিয়েছেন, যিনি সব জিনিসকেই বাকশক্তি সম্পন্ন বানিয়ে দিয়েছেন। 

| তিনিই তোমাদেরকে প্রথম বার সৃষ্টি করেছেন এবং এখন তীরই দিকে তোমাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে।  . 

&| ২২. তোমরা দুনিয়ায় অপরাধ করার সময় যখন লুকাতে ছিলে, তখন তো তোমাদের এই চিন্তা ছিল না যে, কোন 

রর এক সময় তোমাদের নিজেদেরই কান, তোমাদের চোখ এবং তোমাদের দেহের চামড়া তোমাদেরই বিরুদ্ধে সাক্ষ্য 

(| দিবে। বরং তোমরা তো মনে করেছিলে যে, তোমাদের অনেক কাজ সম্পর্কে আল্লাহও খবর রাখেন না। 

রর 

+ 

রগ 

রা 

তি 


রে 
‘A 
৮ 
ঞ 
/. 
করি 
৫ 
ৈ 
“ 
/ 
/ 
/ 
৫ 
/ 
/ 
“ 
/ 
/ 
“A 
/ 
৫ 
নে 
‘- 
৫ 
/ 
“ 
৫ 
ৈ 
“ 
Pd 2 AY Ee / 
w 55% 2 11 >) 2 ৯) | /. 
রঃ “ 
1 ৮০০০ ৬), 2৯৯০১ ০৩০ 
রি YS 
‘A 
/ 
‘ 
“ 
৫ 
্ 
6, 
৫ 
“ 
৫ 
/ 
রে 
“ 
কর 
রগ 
/ 
“ 
‘A 
রং 
ৈ 
‘A 
রং 
্ৈ 
ৈ 
KA 
রঃ 
্ৈ 
রর 
/. 
/ 
রা 


৭৬ ২৬২৬ 
সস সতত তত ANAND DNAS SDSS DSS DD 


শব্দ-৭/২০-- 


20) 


৫ এ ওর রে ud 


নে 
তোমরা ধারণা যা তোমাদের ধারণ! সেটা এবং 
সম্পর্কে করেছিলে (ছিল) . 
< tE AL 2 রত ৬৪ রতি 2 
> ৫ rl ৩2 (৭০০০৩ ৩১1 
সুতরাং ৰ অন্তর্ভুক্ত তোমরা হয়েছএখন (এটাই) তোমাদেরকে, 
যদি ধ্বংস করেছে 


সা 2% »2 22% রি Grd 22 2 
172০ OL 52 08d GF 303 bt 


তারা সন্তুষ্টি অর্জনকরতে যদি এবং তাদের জন্যে. আবাস জাহান্নাম তবুও তারা ধৈর্যধরে 
চায়ও (আর নাই ধরে) 

বেরি IH 4 ন 242 রণ AED ADDR ৪ 3s Pel 
HOS 8 Les 2 OL BL 
(পথভ্রষ্ট): তাদের জন্যে আমরা নির্ধারণ এবং সন্তুষ্িলাতের সুযোগ . অন্তর্ভুক্ত তারা তবুও 

- সহচরদেরকে করেছি প্রাপ্তদের (হবে) না 
রত 22424 ৫2 2 ১৮ প্র রে 9৫৫ SALA 
১ ৮৫০১৮ ৩ ১ ০৪১৬১: ৮) ১ ৯৪ 1৯১ 

এবং. তাদের পিছনে যাকিছু এবং. ৮ তাদের সন্মুখে যাকিছু তাদেকে তারা আর 
আছে (আছে) শোভন করে দেখায় 

5 রে 2 AE 24 (2 Ge ০০6) DME LAA ৮ 
৫১৯ ৩2 ৩৩ [শী 0 ৩৩৩ gs ৩১ 
তাদের পূর্বের অতীত হয়েছে র উপর সেইবাণী (যা তাদের উপর কার্যকর হল 
| (যারা) কার্যকর হয়েছে) 

E 2 l 1 রে? | wy পর্ণ ৪ 
37৮81253211 ux ৩ 
ত ছিল তারা নিশ্চয় মানুষের ও জ্বিনের মধ্য হতে 


২৩. তোমরা তোমাদের রব সম্পর্কে এই যে ধারণা করেছিলে তাই তোমাদেরকে ডুবাল, আর এরই দরুন 
তোমরা ক্ষতিগ্রস্থ হলে। 


২৪. এরূপ অবস্থায় তারা ধৈর্য ধারণ করুক (আন্ন নাই করুক) আগুনই হবে তাদের ঠিকানা, আর যদি অনুতাপ 
অনুশোচনা করতে ইচ্ছে করে তাহলে তার কোন সুযোগ তাদেরকে দেয়া হবে না। 


২৫. আমরা তাদের উপর এমন সব সংগী-সাধী নির্দিষ্ট করে দিয়েছিলাম যারা তাদেরকে পিছনের ও সামনের 


প্রত্যেকটি জিনিসকে চাকচিক্যময় বানিয়ে দেখাচ্ছিল। শেষ পর্যন্ত তাদের উপরও তেমনি আযাবের ফয়সালা : 


কার্যকর হয়ে রইল যা তাদের পূর্বে অতীত জিন ও মানুষের দল সমূহের উপর কার্যকর হয়েছিল। তারা বন্তুতই 
ধ্বংসের মধ্যে নিমজ্জিত হবার যোগ্য ছিল। 


CANN NS NN SS NON Na তত NNN SNA ANSE DAO DAD 


eT এ 


Toa a AE SESE PE 


RE PE SCS SESE AE AE SE এ এ এ একা এজ AT 


4 
3 
JE 
না, 


র ১৫৫ পারা ২৪ 
§ 1১০১ রা 
রি পর্ণ 2 112 PA 
খু MEE ক ce ১? 
2 3125 ~) লন BOE 2 
এই দি না বলে এবং |৬ 
ৃ ; 

! AD ৫৮০ 2 
৫ (9৩৫৪ ৃ PAN 
1 ৫৬ ৫5 9৫ তি. ও ৩ 2? 
ক তোমরাসন্তবতঃ তার মধ্যে গন্ডোগোল এবং | 
পি আহপনকরানো হর 
= « Add ১ 55৫ ED AA রি gs 
CY সি ভি ১৩২৩ (৩51) | 
যা is তাদেরকে প্রতিফল দিবই এবং শান্তি কিরেছে | 
fe 
0) | চি ডি PAE পা ৮ 
ত) এ) বাট টা ৬১ © As 13) ৫ ষ্ঠ 
জাহান্নাম € আল্লাহর শত্রদের প্র সেটা ১ % রর 
রর ও ঠ গা 
5৭ Z 7 ্ 
48 2 = JANES ৮৬ ৬) 919 ৩ 7৪ 
আমাদের নিদশন তারা ছিল একারণে  প্রাতফল স্থায়৷ আবাস তার মধ্যে রা 
গুলোকে খা % 
720 27 রি তে ্ 
5০০ র্‌ 
অস্বীকার করত" | 
্ 
‘ 
‘ 
এ 
৫ 
৫৫ 
২ রুকুঃ 
১| ২৬. সত্যের এই অমান্যকারীরা বলেঃ“ এই কুরআন কখনই শুনবে না। আর তা যখন শুনানো হয় তখন তাতে | 
২| গনগোলের সৃষ্টি কর, সম্ভবতঃ এ ভাবেই তোমরা জয়ী হবে”। 
|| ২৭. এই কাফেরদেরকে আমরা কঠোর আযাবের স্বাদ অবশ্যই আস্বাদন করাব। আর এরা যেরূপ নিকৃষ্টতম কাজ- | 
'| কর্ম করছিল, তার পুরোপুরি প্রতিফল তাদেরকে দেব। 
২৮. আল্লাহর দুশমনদেরকে প্রতিফল হিসেবে জাহান্নামই দেয়া হবে। এতেই তাদের চিরকালের বসতি হবে, রে 
\ এটাই হল শাস্তি এই অপরাধের যে, তারা আমাদের আয়াতসমূহকে অমান্য করেছিল। 2 
\ 
A 7. 
A 2. 
২ 2 
ঠি 
+‘ 
রঃ 
ৈ 
৫ 

ROSS A ASSASSINS 


RRNA NANA DDD ADD DDD DS 


সূরা হা মীম আস্-সাজদা ৪১ ১৫৬ 


মানুষদের দ্বিনদের স্বীনদের মধ্যে হতে আমাদেরকে 
বা 


দিনা ৩০ (25) DO 


অপমানিতদের অর্তভৃত্ত. উভন হয় যেন আর্নাদের 
অর্্ডভুঞ উ র পায়ের 
(সর্বনিম্নের) 
০৪ $% ৯৬ ৬৯ co) 


তাদের উপর নাযিল হয় তারা অটল থাকে রি রা আমাদের রব 


sl বলে 
2০10 রিড রত তা 


Ar 2৮৩৫ 
রি তি রত 2৯ শি ০ ৬৫ ৬ঞ || পাতি 
2০০৩ 9) 2 1৯১০) ১)৪ 1৬ ৯) ৩০৮) 
(সেই) তোমরা সুসংবাদ এবং তোমরা [চত্তিত না আর : রর 
জান্নাতের যাহ হয়ো সিহত eh (আর বলে) 
ANE PW 


৪) ০১৩৩১ ৩ BH 
যা 


ওয়াদা করা হয়েছিল তোমাদের 


২৯. সেখানে এই কাফেররা বলবে £ “হে আমাদের রব আমাদেরকে একটু দেখিয়ে দিন সেই জ্বিন ও 
মানুষগুলোকে, যারা আমাদেরকে গোমরাহ করেছিল । আমরা তাদেরকে পায়ের তলায় রেখে নিম্পেষিত করব, 
যেন এরা ভালমতো অপমানিত ও লাঞ্চিত হয়। 

৩০. যে সব লোক বলে, আল্লাহ আমাদের রব এবং তারা এর উপর অটল হয়ে থাকে ৫; নিঃসন্দেহে তাদের জন্যে 
ফেরেশতা নাযিল হয়ে থাকে এবং তাদেরকে বলতে থাকে, ভয় পেয়োনা, চিন্তা করোনা; আর সেই জান্নাতের 
সুসংবাদ পেয়ে সন্তুষ্ট হও তোমাদের নিকট যার ওয়াদা করা হয়েছে। 


৫. অর্থাৎ মাত্র আকন্মিক কখনো আল্লাহতা'আলাকে নিজের প্রভূ বলে স্বীকার করে ক্ষান্ত হয়নি। এবং এ ভূলও, 
করেনি যে- আল্লাহকে নিজের প্রভূ বলে স্বীকার করে চলার সাথে সাথে অন্যান্যদেরকেও নিজের প্রভূ রূপে. 
গণ্য করে চলে । বরং একবার এই আকীদা (বিশ্বাস) গ্রহণ করার পর সারাটি জীবন এই বিশ্বাসের উপর 
স্থির থাকে । এর মুকাবিলার জন্যে কোন আকীদা গ্রহণ করেনি ও এই আকীদার সাথে কোন ভ্রান্ত আকীদার 
সংমিশ্রন ঘটায়নি এবং নিজের বাস্তব জীবনেও তৌহিদের আকীদার দাবীসমূহ পূর্ণ করতে থাকে । 


তততজতততজজজতভিতজততজেজতকি তত তত তত ০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০০১০১০১০১০১০১০১০১০১০৬০৬০১০১০৬ 
SSS LAL SO SS SES SS SSS SSS SSAA AAAS ISAS ASRS SSAA SSSI RA fe fe uf fe fe fs ff fa 


~~ 
নি 


বব শেরে নত ANA NAN AN NN A NN NN NA NSN SANSA ANAND AN NAN aN aN aN aN 


রা হা মীম আস্-সাজদা ৪১ ১৫৭ পারা ২৪. 


১১১2১72৭2১2 নি4225১১সস১9১2১2১৩৯১2১22৩১2০০2১১১৯9৩১2১১০১৩১০৯১০১০১ 


503 2 (3৬8৮০ G 2%)% ০০৪ 
আমরা 


“আখেরাতের মধো এবং দুনিয়ার দীনের মধ্যে তোমাদের বন্ধু 


সি 


৯ ২৬ সি ৬ SNS ৬ ৯ 


25৩৩ ৩ ও HS তিল 2 GS 


৭ যা তারমধ্যে তোমাদের এবং তোমাদের মন ০৫১, tet 
(রয়েছে) জন্যে করবে 


৫ 
/ 
্ 
/ 
A 
‘A 
‘hh 
রে 
রা 
রা, 
৫ 
/ 
‘ 
ৈ 
্ৈ 
/. 

হানি 5 
৮ 
‘ 
“ 
‘ 
‘A 
রে 
রং 
্ৈ 
ৈৈ 
/ 
‘A 
‘A 
“A 


A 
(৬০ চি (« | (৩০ রি €) ০৯ 58 
রি কথা আঁধকভাল কার এবং করুণাময় দৃযিনি) 
যে (হতে পারে) ক্ষমাশীল হতে 
্ রর পরও 1] পে (9) ৈ (% > A 
১ ১ ০৬৮৬৮] ৩০ 09 ৪৬) ee. 5 dl 31, 
না এবং আত্মসমর্পণকারীদের  অরন্তভুক্ত পির বলে এবং নেকীর কাজ করে ও অআপ্রাহর দিকে 
9 Ti 


৬৯ A | 25 2 55) 1% 5 ৫) 2 2০82 
2 লেন নে মন্দ * না আর রর 
এ ৫44 ঠেতা পাতা 
: 2৩6 8৪1৬৬ 


শত্রুতা 
দে (আছে) 


৩১. আমরা এই দুনিয়ার জীবনেও তোমাদের সংগী-সাথী, আর পরকালেও। সেখানে তোমাদের মন যা 
কিছু চাইবে তা তোমরা পাবে । আর যে যে জিনিসের তোমরা দাবী করবে তাই তোমাদের হবে। 
৩২. এটাই হল মেহমানদারীর সামগ্রী সেই মহান আল্লাহর তরফ হতে যিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াবান। 


বুকু 8৫ 


৩৩. আর সেই ব্যক্তির কথা অপেক্ষা অধিক ভাল কথা আর কার হবে যে আল্লাহর দিকে ডাকল, নেক আমল করল 
এবং বলল আমি মুসলমান । 

৩৪. আর হে নবী! ভাল ও মন্দ সমান নয়। তুমি অন্যায় ও মন্দকে দুর কর সেই ভাল দ্বারা যা অতীব উত্তম। তুমি 
দেখতে পাবে যে, তোমার সাথে যার শত্রুতা ছিল সে প্রাণের বন্ধু হয়ে গেছে। 


NANO ENE ONE ENON EL sea Hf 


রং 
‘ 
‘ 
/ 
৫ 
“A 
£ 
৬ 
4৫. 
রা 
/ 
€ 
্ৈ 
‘ 
/. 
/ 
৫, 
৮ 
/ 
৫ 
+ 
রা 
্ৈঃ 
/. 
৮, 
«/ 
+ 
৬, 
/ 
/ 
£, 
IL 
মে 
পৈ 
4 
Ct 
/. 
/ 
রর, 
রত 
€ 
A 
রে 
রে 


৫১৫১৫৫৯০১৫৫৮৫১৫৫১৫৫১৫১১১১০০০০০০১০০০১১ DS 


৪ 
সূরা হা মীম আস্-সাজদা ৪১ ১৫৮ পারা ২ 


কাত তিক 


বাজ 
্ রর / 22/ প (8৩ 2 
A 3 lhe ৩:৩০ এ ১. 
| না. এবং সবর করে তা(জুটে না এবং | 
$ লাভ করে Sp 
লৈ 
রর Yh 
৫ 2 সণ পাপ» টৈ 
রিতার 5৫ - ~)! 
A ১০ ৬৮০১১ ) 508০ ১১১ ৯) ৩৬৪ 
| পক্ষহতে তোমাকে প্ররোচনা দেয় যদি আর বড়ই % যারা) এব্যতীত লাড করে ; 
2 (ডু : 2.৫ AE কি পা । | 
্ nd ০০ রি 
রর As! 2 ০) ৫) ৬৬৩০৩ ৮৯ (৬০:১১ 
তি (সবকিদুুনেন. তিনিই তিনি নিশ্চয় আল্লাহর আশ্রয় চাও তবে (যে কোন) শয়তানের রর 
তি রোচনা 

রর ৫ রে 5 টি 211 রর 
৫ 5 ৩১৩০ ৫ নে 
দ্র এস এটা ও এ SE 2 OEE | 
বে সূর্য এবং দিন ও Lee তার ৬ YS 
; ০) রি 23 2 23%, ডি ্ 
বারা 2১৮৯৯) 1১৩৩৬ ৯৮১৪১ 
মী 2 না আর bs 7. আমরাসিজদাকরো না লন্ত 'ও | 
বি] তোমরা সিজদা এবং চস্ত্রকে রর 
রা PD) A "৯ ও Lb ১ 
(64846 ৪ GH BR 
র্‌ €9 ৩) ১১৪১ রত টি 
৫ ৩:৯৯ 5) ত ন যিনি রর 
তোমর! ইবাদত কর তারই শুধু এ তাদেরকে 5১1: 
Cd 
$ ; 
LA 
Al ৩৫. এই গুণ কেবল তাদের ভাগ্যেই জুটে থাকে যারা ধৈর্য ধারণ করে। আর এই মর্যাদা লাভ করতে পারে কেবল ৃ 
ৈ 
| তারাই যারা বড়ই ভাগ্যবান। 
| ৩৬. তুমি যদি শয়তানের পক্ষ হতে কোনরূপ প্ররোচণা অনুভব কর তাহলে আল্লাহর আশ্রয় নিও৬। তিনি সব J 
৫ শুনেন ও জানেন। Yj 
? ie ad POPES VEC রাজারা রানির রর 
দি] কর সেই আল্লাহকে যিনি এগুলোকে পয়দা করেছেন, যদি বাস্তবিকই তোমরা তীর ইবাদকারী হয়ে থাক। 
Le 

«. 
2 ৬. শয়তানের প্ররোচনার অর্থ-ক্রোধের উত্তব ঘটায় যখন মানুষ অনুভব করে যে- গাল-সন্দকারী ও অপবাদ 2 
দানকারী বিরোধীদের কথায় অস্তরের মধো ক্রোধের উদয় হচ্ছে এবংতর্কে-বিতর্কেজওয়াব দেবার জন্যে রর 
Y প্রবৃত্তি উদ্যত,তখন তার তৎক্ষণাৎ উপলদ্ধি করা প্রয়োজন যে- এ হচ্ছে শয়তান যে তাকে অভদ্র ও Y 
অশালীন বিরোধীদের পর্যায়ে নেমে আসার জন্যে প্ররোচিত করছে। ঢু 
‘I Y 
$ A 
রর £ 


সূরা হা মীম আস্-সাজদা ৪১ ১৫৯ পারা ২৪ 


AEA OO St OL St EAS LS ESSE NEN AN ONAN ON ENON ENE) 


রর ্ৈ 
্ি পর্ণ 25 ৬ 2s At 3 ক ্ 
Al Lt =D ES 38545 1৯১৩০ তি 
মি] তারা মহিমা ঘোষণা করছে তোমার'রবের কাছে যারা ' কারণ তোমরা অহংকার কর অতঃপর | 
রং (আছে) (তবে কোন পরোয়া নেই) যদি র্‌ 
রে |) ০৮ ৯১৬৮ পার্ট ১৮ পার Ir 222 nT ডি পা ্ 
এ ০ J | 
৫ তার নিদপনা এবং এবং ও রাতে” তারই | 
৫ '. 
৫ টা 
্ 6 পার্ট 2৫ রে পণ 3/2 পে প৫ত 
তি >) 13 Eee (১০)৯। (67৮ ৬১ | 
4, তার উপর বণ অতৰ্পের, : যমীনকে দেখ তুমি (এগুলোও) 9 
রর যখন জনই যে 
2. 297 PAE) 2৮৮৫ 2 GL 5 টি? ্ 
রর ৮০৬ Fu 5) ৪ ৩০১৩০ 2৮৮01 
৫ ১ নে 
A জীর্বন অবশ্যই তা (অর্থাৎ খমীনকে) রমন শ্ষীত হয় ও উথলিয়ে উঠে পানি A 
1: দান করবেন জীবন্ত করেন 9: 
্ প্র 2% wp TEA শির Ye 
5 ৩৫১ $| XIE ৮0৪ BE ৬৬ Ll ৮৩৪৮) 
্ নি ক্ষমতাবান কিছুর সব উপর রে যৃতদেরকে | 
gg / 
/ > রি 72d জিতে ৰ্ঘ| গা রি পা 5555 ৰ 
A ১১২ ১ ৯৪3 ৩১৩৬৪ | 
টি আমাদের কাছে তারা লুকায়ীত নয় সমাজের যাও উল্টো অর্থ নেয় SS 
gs “ 
রি “ 
Al নৰ সবৰ গু 09) ॥ ছাঃ | 
Al» 0122 ডা 0৬ A ১৯ 2৩1 3 BLL 
্ য়ামতের দিনে নিরাপদ আসবে যে না উত্তম আগুনের মধ্যে নিক্ষেপ |$ 
Ye করা হবে pe 
2, 2 
‘|| ৩৮. কিন্তু এই লোকগুলি যদি অহংকারে নিমগ্ন হয়ে নিজেদেরই কথার উপর জিদ ধরে থাকে তাহলে সে জন্যে | 
| কোন পরোয়া নেই । যে সব ফেরেশতা তোমার রবের নিকটবর্তী তারা দিন রাত তার তসবীহ করে এবং কখনো | 
| ক্লান্ত হয়ে পড়ে না।(সিজদা) রর 
৩৯. আর আল্লাহর নির্দশন সমূহের মধ্যে একটি এই যে, তুমি দেখতে পাচ্ছ যমীন শুষ্ক জীর্ণ হয়ে পড়ে রয়েছে। | 
| পরে যখনই আমরা তার উপর পানি বর্ষণ করলাম, সহসা তা উলিয়ে উঠে, স্ফীত হয়। যে আল্লাহ এ মরা | 
ঃ যমীনকে জীবন্ত করে দেন, তিনি মৃত লোকদেরফেও নিঃসন্দেহে জীবন দান করবেন। নিঃসন্দেহে তিনি প্রত্যেকটি | 
| জিনিসের উপর ক্ষমতাবান। | I 
| ৪০. যেসব লোক আমাদের আয়াতসমূহের উল্টো অর্থ গ্রহণ করে তারা আমাদের হতে লুক্কায়ীত নয়। নিজেই | 
2 চিন্তা করে দেখ, সেই ব্যক্তি কি ভাল যে আগুনে নিক্ষিপ্ত হবে অথবা সে, কেয়ামতের দিন যে শান্তিপূর্ণ অবস্থায় Y 
Y হাজির হবে? I 
4১০৯৫১০১১৫৫ ৮১: রেলে 4, ০১৮২৮১৮১৮১১ ELEY 


সূরা হা মীম আসৃ-সাজদা ৪১ ১৬০ 


পারা ২৪ 
রা বধ, ৮ ধর রি এ ওপর ররর রতি কত পার রত ওর ১০১ এ ধার র্ত রর ৫ ও রি ওর রে ‘hh রর ওর কত রি ৫১৫১০১৫১৫৫ 
“ r 
” ৮ ৫5 রত AIP 222 ৮ {£৬ y 
WwW সে 
৩1 ০১১৮ UY ৬58, রী 
নিশ্চয় খুব দেখছেন তোমরা কাজ করছ এ বিশ্ব তিনি ন S$ 
w 5 রর 
FUG (Gr 22 রা ৫৫ 2 327 পঠিত / 
রং ০1৯ উড? রিভিও ডি চিত 19 ৩:৬১ ্ 
নি Eo - A Pd চট্‌ / 
“এসেছে নমীহতকে মেনে নিতে (তারা সেই।) 
গ্রন্থ অবশ্যই চর এসেছে যখন ৬৬ তক) যারা রর 
পার্ট তার ০7 2 2 9 228 ১৯১1 ৫ Y ডি 
১) 5 LU 02 EON এজ ৯ ০৮১১৮ | 
না আর তার সন্মুখে হতে বাতিল তারকাছে ন৷ মহিমাময় 
আসতে পারে 
রণ 2 তে 2 পো পা 5 ৬৪ UNE ER 2 
দিত. কিনি হি) অবভর্নকর। .. তারিন হর্তে 
(হেনবী ) ংসিত (যিনি) (আল্লাহর) ; 
না ia প্রজ্ঞাময় পক্ষহতে (এই কারআন) 
পা উই ৯ 424 তীর [8 Ad NOLS 
LES ৩ ০১৮৪, ও ৩৩ ৩৯), ৬১ ০৩ 
2 রা রর তে চি 
তোমার পূর্বে  রসূলদেরকে বলা হয়েছে যা এ তোমাকে বলা হচ্ছে 


করতে থাক যা তোমাদের ইচ্ছা হয়, তোমাদের সমস্ত গতি বিধিই আল্লাহ দেখতে পাচ্ছেন। 
৪১. এরা সেই লোক যাদের সামনে নসীহতের কালাম আসলে তারা তা মেনে নিতে অস্বীকার করল। কিন্তু আসল 
কথা এই যে, এ একথানি বিরাট কিতাব; 
৪২, বাতিল না সামনের দিক হতে তার উপর আসতে পারে, না পিছন হতে৭। ইহা এক মহা জ্ঞানী ও সু- 
প্রশংসিত সত্ত্বার নাযিল করা জিনিস। 


৪৩.হে নবী। তোমাকে যা কিছু বলা হচ্ছে তাতে কোন জিনিস এমন নেই যা তোমার পূর্ববর্তী রসূলগণকে বলা 
হয়নি। 


৭, সামনে থেকে আসতে না পারার অর্থ হচ্ছে কুরআনের প্রতি প্রত্যক্ষ আক্রমণ করে যদি কোন ব্যক্তি তার 
কোন কথাকে ভুল ও কোন শিক্ষাকে মিথ্যা ও ভ্রষ্ট প্রমাণ করতে চায় তবে তাতে সে সফলকাম হতে পারবে 
না। পিছন থেকে আসতে না পারার অর্থ হচ্ছে- কেয়ামত পর্যন্ত কখনো কোন এরূপ তন্ত,ও সত্য আবিষ্কৃত 
হতে পারে না যা কুরআনের উপস্থাপিত সত্যলমূহের বিপরীত হবে। কোন জ্ঞান এরূপ উদ্ভুত হতে পারেনা 
যাকে যথার্থ পক্ষে জ্ঞান বলা যায় এবং যা কুরআনে বর্ণিত জ্ঞানকে খন্ডন করতে পারে, কোন অভিজ্ঞতা ও 
পর্যবেক্ষণ এরূপ হতে পারে না যা এ কথা প্রমান করতে পারে যে- আকীদা-বিশ্বাস, নৈতিকতা- 
টারিত্রিকতা, আইন-কানুন, সভ্যতা-সংস্কৃতি, অর্থনীতি-সমাজনীতি এবং কৃষ্টি ও রাজনীতি বিষয়ে কুরআন 
মানুষকে যে পথ-প্রদর্শন করেছে তা সঠিক নয়, তা ভ্রান্ত । | 


/ 
/ 
/ 
‘A 
৬ 
“ 
/ 
/ 
/ 
৫ 
‘A 
৫ 
৬, 
, 
রে 
/ 
“ 
৫ 
৫ 
‘ 
৬. 
£, 
‘ 
+‘. 
/ 
/ 
/ 
4 
৬ 
ৈ 
‘ 
রে 
৫৫ 
রর 
/ 
‘ 
৫ 
৫ 
‘A 
৫ 
৮, 
/ 
‘A 
/. 
রা 
৫ 
রে 
৮ 
“ 
/ 
/. 
“ 
4, 
৫ 
লী 
4 
রঃ 
ৈ 
4 
+‘ 
/. 
/ 
£ 
, 
A 
রঃ 
৮, 
্ৈ 
/ 
৮. 
৫ 
/ 


/ 
৬, 
2, 
/ 
+, 
/ 
৫ 
টে 
/ 
4. 
A 
/ 
রা 
A 
‘A 
/. 
‘A 
/ 
রি 
সঃ 
‘ 
/ 
রং 
রে 
IK 
রঃ 
্ 
/ 
€ 
/ 
৫ 
রা 
রে 
“ 
/ 
/. 
4 
এ, 
এ 
৫ 
‘ 
+ 
‘A 
+‘. 
ৈ 
এ 
ৈ 
/ 
‘ 
নে 
রঃ 
4. 
রে 
a 


REREAD DNAS DASA DD SDD AD DDD 


পুরা হা মাম আস্-সাজদা ৪১ ১৬১ 


5 


রা ঠপার্ট রা 


ES 
রা 


॥ টি Z DE ATES SE 2222 দর 
৯ ৯ ১৪১) ০৪৪ ১১ £ 9৯০ ৪৩৩ ৫০ ৩1 


ন 1 22 
তা আমরা খাদি এবং বড় ক্টদায়ক  * দঙদাতাও 


আবার ক্ষমাপরায়ণ অবশ্যই তোমার রণ নি 
48 পো হা (4201 ৫ নব / ন AA [51159 
র্‌ ্র ৰথ we ৩ = (৭ Z A Zz Jee 
পাদ 4৩৩ ৩১০০১ ৯1206 Geel BV 
(আশ্চয নয়) কি তার আয়াত ফারভাবে না কেন অবশ্যই রব | 
অনারধী (কোরআন) গুলো বিবৃত হল তারা বলত টা ১ | 
ME, রগ ৪ ANN 22 2 £ 
0) শে রর Ll) AE 2 2 AA পতি 
b LY) গু a w Ww 
145 35 (U2 15৩ LIN 2 05 ৮3১০ ১ 
নিরামযতা ও পথ নির্দেশনা ঈমান এনেছে (তাদের) অন্যে ত(অথাৎ বল আরবী (রসূল আর 
| যার কোরআন) ও তার জাতি) 
০ 5০০ দির তে sd! এতে FARES AEN রে Al 
e চি রি La 
(825 ১১১ 3) 051 0 0৯58 *) (০৫৬০)১ 
তাদের উপর তা এবং বধিরতা তাদের কানগুলোর মধ্যে ঈমান আনে না যার! এবং 
(আছে) alee 
€ ভা ৫৫ ৫ 5 (IAPs (EE L 
ৰ Le) ৪ || র্ 
তি: 86৭ 02 95554 এস ৫৪ 
দুরবতী স্থান হতে ডাকা হচ্ছে এ সব লোককে অন্ধত্ব 
তাদেরকে যেন) 


নিঃসন্দেহে তোমার রব বড়ই ক্ষমাশীল, জার সেই সংগে বড়ই পীড়াদায়ক শাত্তিদাতাও 

88. আমরা যদি একে আযম দেশীয় (অনারব) কুরআন বানিয়ে পাঠাতাম তাহলে এই লোকেরা বলত £ এর 
আয়াতসমূহ কেন প্রকাশ করে বলা হল না? ‘এ কি আশ্চর্য ব্যাপার! কালাম বলা হচ্ছে আযম দেশীয় আর শ্রোতা 
লোক” হচ্ছে আরব'। এদেরকে বল এই কুরআন ঈমানদার লোকদের জন্যে তো হেদায়াত ও নিরাময়তা: কিন্তু 


যেসব লোক ঈমান আনে না তাদের জন্যে এটা কানের বধিরতা ও চোখের পঠ্টী। তাদের অবস্থা তো এমন যেন 
তাদেরকে দুর হতে ডাকা হচ্ছে। 


৮. এ সেই হঠকারিতার একটি দৃষ্টান্ত যার দ্বারা নবী করীমের (সঃ) মুকাবিলা করা হচ্ছিল। কাফেররা বলতো- 
মুহাম্মদ (সঃ) একজন আরব, সুতরাং তিনি যদি আরবী ভাষায় কুরআন পেশ করেন তবে কিভাবে একথা 
বিশ্বাস বা ধারণা করা যায় যে- তিনি নিজেই এ কথা গড়েন নি, আল্লাহ তীর প্রতি এ বাণী অবতীর্ণ 
করেছেন। এ বাণীকেআল্লাহ কর্তৃক অবতীর্ণ বার্ণী বলে মাত্র তখনই মানা যেতে পারতো যখন মুহাম্মদ সেঃ) 
তার অজানা কোন ভাষায় যথা ফারসী বা রোমক বা গ্রীক ভাষায় অনর্গল ভাষণ দিতে শুরু করতো । এর 
উত্তরে আল্লাহতা'আলা বলছেনঃ এখন তাদের নিজের ভাষায়- যে ভাষা তারা বুঝতে পারে, যখন কুরআন 
প্রেরণ করা হয়েছে তখন তারা এই অভিযোগ করেছে যে- একজন আরবের মাধ্যমে আরবী ভাষায় কেন এ 
বাণী অবতীর্ণ করা হয়েছে। কিন্তু যদি অন্য কোন ভাষায় এ বাণী প্রেরণ করা হতো তবে তখন এই 
লোকেরাই অভিযোগ করতো যে,- ব্যাপারটি তো বেশ! আরব জাতির মধ্যে একজন আরবকে রসূলরূপে 
প্রেরণ করা হয়েছে, কিন্তু তার প্রতি বাণী অবতীর্ণ করা হলো এরূপ এক ভাষায় যা না বোঝেন নিজে রসূল, 
আর না বোঝেন তার জাতি। 


PNAS I NAPA PPP PR PARR PIAA PARADA ARAARATA A AAR SS 


কক তততকজতততততততসিততততজতততততততিতততজততজততততিতততততকত 


জিততে RRR তত তু তত তত তত 
সু 


জজ তিজ্তিিতত ০৯ 


পি 


শব্দ-৭/২১- 


সূরা হা মীম আস্-সাজদা ৪১ ১৬২ পারা ২৪পারা ১ 


NN ROS ON YN NES ONES OO ONO ENE ০১০১০০০০১০০ 


স্িস্িসি১2০১১১০১০১১১০১১০৩০৩০৩০১০১৩০১স১৯১০১১০১১৩৯০০১৯০০০০০১০৯১০৩০৯১১১০১০১১১০১১০০১১০০১১০৯১১১ 


রত নি 
টা 5 ৮ 95 বি ৮ (9০৯০ 2051 ক রি 
না যদি এবং তার মরে মততেদ অতঃপর কিতাব মূসাকে আমু নিয় a 
(হতে) করা ছিলাম 


EX ALAA পর্ণ ৬৩০ ক 2 ৰ 7 
8১) 2 ৮৪ GED SD LE ৬ 


তারানিশ্চয় এবং তাদের মাঝে ১1০7 তোমার রবের পক্ষহতে পূর্ব নিরধারিত El 


নেব 


নিজেরজন্যে 
2 2% ৫ 277 রও 2্তপত 
© JA SDE, Ee SSR) ০ 


বান্দাদের উপর জুলুমকারী তোমার রব না আর বেরি মন্দকর্মকরবে যে এবং 


245 ৩১ ৮2০0৫) পভ ও EY 


(অর্থাৎ তিনিই জানেন কখন তা হনে) 


S! ৯৮4০5 ১৫৫3 (১9 (সত ০০ ৪2৩ ৩৪ 


নারী কোন গর্তধার্নকরে ন! আর তারমুকুল আবরন ৮ 


চি 


RPA SP AL খু A LY 


৪৫. ইতোপূর্বে আমরা গূসাকে কিতাব দিয়েছিলাম, তখন তার ব্যাপারেও এই রকমেরই মতভেদ হয়েছিল তোমার 
রব॥া যদি প্রথমেই একটি কথা সিদ্ধান্ত করে না দিতেন, তা হলে এই মতভেদকারীদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে 
দেয়া হয়ে যেতে আর সতাকথা এই যে, এই লোকেরা কঠিন বিপর্যয়কারী সন্দেহের মধ্যে নিমজ্জিত রয়েছে। 

৪৬. যে কেউ নেক আমল করবে সে নিজের জন্যেই কল্যাণ করবে । আর যে কেউ অন্যায় করবে তার পরিণাম 
তাকেই ভোগ করতে হবে। বস্তুতঃ তোমার রব তীর বান্দাদের উপর যালেম নন। 

৪৭, সেই মুহূর্ত সম্পর্কে জ্ঞান আল্লাহর দিকেই বর্তায় । তিনিই সে সব ফল জানেন যা তাদের মুকুল সমূহ হতে 
নির্গত হয়। কোন স্ত্রী গর্ভবতী হয়েছে এবং কে সন্তান প্রসব করল তা তারই জানা আছে। 


৯, অর্থাৎ কেয়ামত । 


STS PISA SAS SARIS SS IA SASAAAS 


AAAS 


NS 
৬ 
৯ 
রে 2 
৯ 
নি 
চি 


রা হা মীম আস্-সাজদা ৪১ . ১৬৩ | পারা ২৫ 


TE STO ES ISSA 


পার্ট al এ Arr 


50৩ SUEUR UN ৮৪৫3 ০9 


তারা বলবে আমাগ শ রা কোথায় তালে eld ডেকে যে দিন 


21222 ৫7 ৫ 
(এসব ইলাহ) তাদের থেকে হারিয়ে যাবে এবং 
যাদেরকে 

224 


43 29 ৩৩ 


তাদের জন্যে না 
(আছে) 


; A) ৮৩ ০5 ৩0০৯ সির 


মানুষ ৰব ক্লান্ত হয় 


১৭৬১. nr এস AV OCU এইট Hi 


মধ্য না 


FE 226 

৩ IO BIS ১১৯. 

অবর্শা কিন্তু নিরাশ হতাশ হয় তখন দুঃখ খ-দৈনা 
যদি (হয়) 


ডি 


রী টি 
সে বলে অবশ্যই (যা) ত র র আমাদের রহমত 
র ছি পক্ষহতে 


... পপ ৬ শপ TIM আজ এ এ AE এ এ এ পর ও এ এ এ Se Tar কা এ পর এস গা এস এ পা এ পপ পপ 


পরে যে দিন তিনি এই সকলকে ডেকে বলবেন কোথায় আমার দেই সব শরীক । এরা বলবে আমরা নিবেদন করেছি, 


আজ আমাদের মধ্যে কেউই এর সাক্ষ্যদাতা নেই। | 

৪৮. তখন সেসব মা'বুদরাই তাদের হতে হারিয়ে যাবে যাদেরকে এরা ইতোপূর্বে ডাকত্‌ । আর এই লোকরা বুঝে 
নিবে যে, এদের.জন্যে এখন কোন আশ্রয় স্থান নেই। 

8৯. মানুষ ভালোর জন্যে দোআ প্রার্থনা করতে কখনই ক্লান্ত হয় না। আর যখন তার উপর বিপদ আনে তখন 
নিরাশ ও হতাশাগ্রস্ত হয়ে পড়ে। 

৫০. কিন্তু যখনই কঠিন সময় অতিবাহিত হবার পূর আমরা তাকে স্বীয় রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে 
বলে “আমি তো এরই অধিকারী ছিলাম । 


হু পপ EE 4 


২ তিতির 


এ এ 


সূরা হা মীম আস্-সাজদা ৪১ ১৬৪ পারা ২৫. 


মস্তি ০5) ৫4 সি NN ON ON ON PN 


দিকে বি হই বই এবং এ কিয়ামত মনেকরি না (বলে) 


RAY সতত তত 


5 
এড়িয়ে এবং সে মুখ ফিরিয়ে মানুষের 
(অহংকার বশতঃ) চলে নেয় 


০14. 2 ৮১৩৩০ EE ME 
0৩ oud 5১55১৩৩ ৯ Aw 1555 
(হে নবী) পিসাচ তখন দুঃখ-দৈনয তাকেম্পর্শকরে যখন এবং 


পর (পাটি De » ৮ 
6-1 (৩) ১171 
হয় 


যদি তোমরা ( তেবে) ৪৮ 


(হতে পারে) 


রিমন 


আমি মনে করিনা যে, কেয়ামত কখনও আসবে। কিন্তু তবুও 

বাস্তবিকই যদি আমি আমার রবের নিকট প্রত্যাবতী'ত হই তাহলে সেখানেও খুব কল্যাণ ভোগ করব” । অথচ 
যারা কুফরী করেছে তারা কি করে এসেছে তা আমরা তাদেরকে জানিয়ে দিব এবং তাদেরকে আমরা অত্যন্ত 
খারাপ আযাবের স্বাদ আস্বাদন করাব। 

৫১. মানুষকে যখন আমরা নে'আমত দিই তখন সে মুখ ফিরিয়ে নেয় ও অহংকারে পাশ কাটিয়ে চলে । আর যখন 
তাকে কোন বিপদ স্পর্শ করে তখন সে লহ্বা-চওড়া দো'আ করতে শুরু করে। 

৫২. হে নবী! এ লোকদেরকে বল কখনও কি তোমরা এই কথা চিন্তা করেছ যে, এ কুরআন যদি সত্যই আল্লাহর 

নিকট হতে এসে থাকে আর তোমরা একে অস্বীকারই করতে থাক, তাহলে সেই ব্যক্তির অপেক্ষা অধিক ভ্রান্ত আর - 
কে হবে যে এর বিরুদ্ধতায় অনেক দুর অগ্রসর হয়ে গেছে? 


ARENA AR ERE AE EAR ERR তিন্নি NE SS NN NN NS NON NON EN RNAS NAN NA NN NN ON ON ON ON ONO ON 


NNN SANNA ALANNA NN AN ANN TATA NEST NTA NSS ANN NEN NN EN EN EN AN GN GN GN Ny 


4৩১৩6১৫.6১৩4.৫.৫৫৮৮১ ০০,৮০১ এর এর এ রত, রি ওটি রি ওর এরি এরি, এরি রতি এর টি টি এটি ৫টি এটি ধরি এটি টি, টি তি ওটি 


ক রত efi}? 
1 60 ০ ০5০৯) 
দর্শতসমূহের 


তর রর 
youl তাদেস নিগেদের মথো। এবং 


রা 
আমার তাগেস আমর! 
[দশ নাবলী শঘখই দেখাব 


€ রে A শর রি রে হা শর্ট পা এ পৰ 
ৰ রি || 
51111 ১ ১] ৮৩৯ 2৩) ্ 


রি ন্‌ রর কঠ 1৩2১ তালের স্পষ্ট হয়ে যায় 
ঠা তানি রঃ নয় ক বাস্তবিকই (এ:মা)যে তাদের সুস্পন্ হা 
তিন যে তোমার রণ যথেষ্ট k ত তা কাছে 


১.৮ পার্ট 


পু 
ক 


EX 2 ঢু Cd 59 ৩ পু id 
ও ৮৪১৮ ৯ 6 ৩১০৪৯ ৮৬০ 


সন্দেহের মধো তার! নিশ্চয় সাবধান সাক্ষী কিছুর 


পাঁরবেইনকাগী ' 2 য় তাদের ধের সাক্ষাতের 
(অর্থাৎ ঘিরে রেখেছেন) রাখ) 


৫৩. শীপ্বই আমরা এদেরকে আমাদের নিদর্শনসমূহ দিক চক্রবালে দেখাব এবং তাদের নিজেদের মধ্যেও, যেন 


তাদের সামনে এ কথা স্পষ্ট হয়ে যায় যে, এই কুরআন বাস্তবিকই সত্য । এই কথা কি যথেষ্ট নয় যে, তোমার 
রব সব জিনিসেরই সাক্ষী। 


৫৪. হুশিয়ার হয়ে যাও! এই লোকেরা নিজেদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহ পোষণ করে । শুনে 
রাখো, তিনি প্রত্যেকটি জিনিসেরই পরিবেষ্টনকারী ১০। 


7:77. 


১০, অর্থাৎ কোন জিনিস না আছে তার অধিপত্যের বাইরে আর না আছে তার জ্ঞানের অগোচরে ৷ 


NSS NN SN NS NN NNN NN NENA NN NN RONAN EE EL AEE RE RARER ERA 


মি 


সুরা আশৃ-শুরা ৪২ ১৬৬ পারা ২৫ 


নামকরণঃ -এ সূরার ৩৮ নং আয়াত (৮৬১ ১১৯৯1) “তাহাদের যাবতীয় ব্যাপার তাহাদের 
পরম্পরের পরামর্শ (শূরা)-এর ভিত্তিতে সম্পন্ন হয়” হতে গৃহীত। এ নামের তাৎপর্য এই যে, এটা সেই সূরা যাতে 
‘শুরা’ (০৫১১৯) শব্দ উল্লেখিত হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ ঠিক কোন সময় এ সূরা নাযিল হয়েছে তা কোন নির্ভরযোগ্য বর্ণনা 
হতে জানা যায় না। কিন্তু এ সূরাটি বিষয়বস্তু চিন্তা ও বিবেচনা করলে স্পষ্ট মনে হয়, এ সূরাটি সূরা হা-মীম 
আস-সাজদার পরে সংগে সংগেই নাযিল হয়ে থাকবে । কেননা এ সূরাটাকে পূর্ববর্তী সূরার এক প্রকারের ' 

“উপসংহার বা 'পরিশিষ্ট' মনে হয়। পূর্ববর্তী সূরাটাকে যে লোকই গভীর ভাবে চিন্তা-গবেষণা সহকারে পাঠ 
করবে এবং তার পর এ সূরাটা পড়বে সেই এ ব্যাপারটা বুঝতে ও মেনে নিতে বাধ্য হবে। সে দেখতে পাবে. 
পূর্বের সূরায় কুরাইশ সরদারদের অন্ধ-বধির বিরুদ্ধতার উপর বড় কঠিন আঘাত হানা হয়েছে। মক্কার শরীফ ও 
তার আশে-পাশের অঞ্চলে যে কারো মধ্যে নৈতিকতা, ভদ্রতা-সৌজন্য ও যুক্তিবাদিতার কোন সামান্য অনুভূতিও 
রয়েছে, জাতির বড় লোকেরা কত অন্যায়ভাবে হযরত মুহাম্মদ (সঃ)-এর বিরদ্ধতা করছে এবং তাদের মুকাবিলায় 
রসূলের কথা কতই না যুক্তিপূর্ণ, তার নীতি কতই না বুদ্ধিসম্মত এবং তার আচরণ কতই না ভদ্রতা, সভ্যতা ও 
শালীনতাপূর্ণ, তা যেন তারা ভালো ভাবে বুঝতে পারে । এ কথা বুঝাবার পরে-পরেই এ সুরাটা নাযিল করা হয়েছে ' 
এ দ্বারা প্রকৃত কথা বুঝাবার হক আদায় করা হয়েছে এবং মর্মস্পশীভাবে মুহাম্মদ (সঃ)-এর দ্বীনী দাওআতের মর্ম 
সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছেযার মধ্যে সামান্য মাত্রও সত্যানুসন্ধিৎসা রয়েছে এবং জাহেলিয়াতের গোমরাহীর 
প্রেমে যে লোক সম্পূর্ণ অন্ধ হয়ে যায় নি, তেমন লোকের পক্ষে যেন এ দাওআত অস্বীকার করার কোন ক্ষমতাই 


না থাকে। 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্যঃ কথা শুরু করা হয়েছে এভাবে যে, তোমরা আমাদের নবীর 
পেশ করা কথা সম্পর্কে কি বাদ-প্রতিবাদ করছো? এ কথাগুলো তো নতুন কিছুই নয়। ইতিহাসে প্রথমবারই এ 
. কথা বলা হচ্ছে না। এক ব্যক্তির প্রতি আল্লাহর অহী নাযিল হওয়া এবং মানব জাতির হেদায়াতের জন্যে তাকে 
বিধান দেওয়ার ব্যাপারটিও এই প্রথম বারই সংঘটিত হচ্ছে না । এরূপ অহী ও এরূপ হেদায়াতই ইতিপূর্বে 
আল্লাহতা"আলা তাঁর বহু নবী-রসূলের নিকট পাঠিয়েছেন বহু বার। পরসত্তু আসমান-যমীনের মালিক আল্লাহকে 
মা'বুদ ও বিধানদাতারূপে মেনে নেয়াও কোন অভিনব বা আশ্চর্যের কথা নয়। অভিনব ও আশ্চর্যের কথা যদি কিছু 
হয়ে থাকে তবে তা হল, আল্লাহর ৰান্দাহ হওয়া সত্তেও এবং আল্লাহর রাজত্বে বাস করে অপর কারো আল্লাহরা 
-প্রভূত্ব ও সার্বভৌমত্ব মেনে নেয়া। তওহীদের দাওআত যিনি পেশ করছেন তীর প্রতি তোমরা ক্ষুব্ধ হচ্ছো অথচ 
বিশ্বলোকের একমাত্র মালিকের সাথে তোমরা যে শিরক করছো তা এমন এক বিরাট অপরাধ যে, সে জন্যে 
আসমান যদি তার উপর ফেটে পড়ে তবে তাও কোন আশ্চর্যের ব্যাপার হবে না। তোমাদের দুঃসাহস দেখে 
আল্লাহর ফেরেশতাগণ হতভম্ব; কখন কোন মূহুর্তে তোমাদের উপর তার গযব ভেঙে পড়বে সে ভয়ে তারা কম্পিত 
ও সন্ত্রত | 


১৫১৫১৫৮১৬৮৮ 


্ৈ ৫১১১০ 


সূরা আশৃ-শ্রা ৪২ - ১৬৭ পারা ২৫ 


‘/ 

A 

র্‌ 

A 

| অতঃপর বলা হয়েছে, কোন ব্যক্তিকে নবুয়্যতের দায়িত্বে নিয়োগ করা এবং সেই ব্যক্তি নিজেকে নবীরূপে 
+ 

এ জনসমক্ষে পেশ করার অর্থ এ নয় যে, তাকে সমগ্র পৃথিবীর লোকদের ভাগ্যের মালিক বানিয়ে দেয়া হয়েছে এবং 
সে এ দাবী নিয়েই বুঝি ময়দানে নেমেছে ! সমস্ত মানুষের ভাগ্য চূড়ান্তভাবে আল্লাহর হস্তেই নিবদ্ধ । নবী আসেন 
শুধু গাফিল লোকদেরকে সচেতন করার জন্যে, বিভ্রান্ত ও পথহারা লোকদেরকে সঠিক পথে চালাবার জন্যে । তার 
| কথা যারা মানে না তাদের হিসাব-নিকাশ নেয়া এবং সে জন্যে তাদেরকে আযাব দেয়া না-দেয়া সম্পূর্ণ রূপে 
A 
| আল্লাহর ইখতিয়ারভুক্ত। এ কাজ নবীর হাতে ছেড়ে দেয়া হয়নি । কাজেই সমাজের পীর-ফকীররা যেমন দাবী 
(| করে যে, তাদের কথা যারা না মানবে কিংবা তাদের প্রতি যারা বে-আদবী করবে তাদেকে তারা জালিয়ে ভস্ম করে 
| দেবে, তোমরা মনে করো না যে নবীও বুঝি এ ধরনের আজগুবী ধরনের দাবী নিয়ে ময়দানে নেমেছেন। এরূপ 
মি] কোন ধারণা তোমাদের মনে থাকলে তা তোমাদের মন-মগজ হতে বের করে ফেল। এ প্রসংগে লোকদেরকে এও 
ঠি 
রঃ 
এ 
ৈ 
ৈ 
rd 
“ 
CA 
নৈশ 
A 
A 
তি 
ৈ 
নে 
রে 
্ৈ 
রর 
A 


বলা হয়েছে যে, নবী তোমাদের অকল্যাণ করার জন্যে আসেন নি । তিনি তো তোমাদের পরম কল্যাণকামী । 
তোমরা যে পথে চলছো সে পথে তোমাদের ধ্বংস নিহিত- এ কথা তিনি তোমাদেরকে কল্যাণের উদ্দেশ্যেই বলে 
থাকেন। 


অতঃপর দুনিয়ার সব মানুষকে সঠিক পথের পথিক কেন বানিয়ে দেননি এবং চিন্তা ও কর্মের ক্ষেত্রে নিজের 
ইচ্ছামত যেকোন পথ গ্রহণের ও মতবিরোধ করার অবকাশ কেন রেখেছেন সে তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে । বলা 
হয়েছে, এ অবকাশ আছে বলেই তো মানুষ আল্লাহর সেই বিশেষ রহমত লাভ করার অধিকারী হতে পারে, যা 
অপর কোন ইখতিয়ারহীন সৃষ্টির জন্যে নেই। তা আছে কেবল ইখতিয়ার-সম্পন্ন সৃষ্টির জন্যে যারা স্বভাবগতভাবে 
নয়, চেতনা সহকারে নিজেদের ইখতিয়ারে আল্লাহকে নিজেদের ‘অলী’ (Patron Guardian) বানিয়ে 
নেবে। যে মানুষ এ নীতি ও আচরণ গ্রহণ করবে, আল্লাহ তাকে সাহায্য-সহায়তা দান করবেন, সঠিক পথ 
দেখাবেন, নেক আমল করার তওফীক দেবেন, অতঃপর নিজের বিশেষ রহমতে শামীল করে নেবেন । আর যে 
মানুষ নিজের এ স্বাধীনতার সুযোগকে ভুল ও অন্যায় পথে প্রয়োগ করবে এবং প্রকৃতপক্ষে যে তার 'অলী' নয়- 
হতে পারেনা, তাকেই অলী বানিয়ে নেয়, সেই লোক আল্লাহর বিশেষ রহমত হতে বঞ্চিত হয়ে যায় । এ প্রসংগে এ 
কথাও বলা হয়েছে যে, মানুষের এবং সমস্ত সৃষ্টিলোকের ‘অলী’ প্রকৃতপক্ষে এক আল্লাহ মাত্র । অন্যান্য কেউ না 
প্রকৃতপক্ষে অলী , না অলী হওয়ার মত বা তার দায়িত্ব পালনের কোন যোগ্যতা তাদের আছে। মানুষের সাফল্য 
নির্ভর করে এরই উপর যে, সে নিজের ইখতিয়ারে ‘অলী’ বাছাই ও কবুল করার ব্যাপারে ভুল করবে না। বরং 
প্রকৃতই যিনি তার অলী তাকেই নিজের “অলী' বানিয়ে নেবে। 


অতঃপর বলা হয়েছে, নবী করীম (সঃ) যে দ্বীন পেশ করেছিলেন, তা প্রকৃতপক্ষে কি রকমের দ্বীন! 

তার প্রথম বুনিয়াদ হল, আল্লাহ; যেহেতু বিশ্বালোকও মানুষের সৃষ্টিকর্তা, মালিক ও প্রকৃত 'অলি', এ জন্যে 
তিনিই মানুষের শাসক-প্রভু ও আইন-বিধান দাতা । মানুষকে দ্বীন ও শরীয়ত- বিশ্বাস ও বাস্তব জীবন বিধান 
দান করার এবং মানুষের পারস্পরিক বিরোধ-বৈষম্যের ফয়সালা করা ও তন্মধ্যে কে সত্যপন্থী, কে বাতিলপন্থী তা 
বলে দেয়ার অধিকার কেবলমাত্র তারই । অপর কোন সত্তার মানুষের আইন দাতা (19৬/01৮০1) হওয়ার আদৌ 
কোন অধিকার নেই । অন্য কথায়, স্বাভাবিক সার্বভৌমত্বের ন্যায় আইনগত সার্বভৌমত্ব (19591 
90৬618101/) কেবল মাত্র আল্লাহর জন্যেই নির্দিষ্ট! মানুষ কিংবা খোদা ছাড়া অপর কোন শক্তিই এরূপ 


সি 


পি এপি ও ৮৫৫১০৫৫১৮১৫ ৫২ EA A AAA ALAS 


সুরা আশ্‌-শূরা ৪২ 


he 


০৯০৯০৬০৯০৬০ SN NAN ENN ১৯১২৬ ২ ৭৬ ৯ ২৬ জিত সি ৬৬২৬৬ ১৬ ৭৬ ৯৬৬ ২৮ ৬১৩৬ ৬ ২ ৯ ২৬ সস ২৬ ৬ 


৯ ০০৯ ৬৯ ৬৬ ৬ ES 


| 


NN 


পরশ ২১১৮ 


সার্বভৌমত্বের ধারক বা অধিকারী হতে পারেনা । কোন ব্যক্তি যদি আল্লাহর এ সার্বভৌত্বকে মেনে নিতে প্রস্তুত না 
হয়, তা হলে আল্লাহকে তার কেবলমাত্র “স্বাভাবিক সার্বভৌম' মেনে নেয়ার কোনই অর্থ হয় না। এরই ভিত্তিতেই 
আল্লাহ শুরু হতেই মানুষের জন্যে একটি দ্বীন (জীবন বিধান) নির্দিষ্ট করে দিয়েছেন । 


এ একই দ্বীন সর্বকালে দুনিয়ায় সব নবী-রসূলকে দেয়া হয়েছে। কোন নবীই নিজের স্বতন্ত্র কোন ধর্ম মতের 
রচয়িতা নহেন। প্রথম দিন হতে এ একই দ্বীন গোটা মানব-বংশের জন্যে আল্লাহর তরফ হতে নির্দিষ্ট হয়ে 
এসেছে। আর সব নবী-রসূল সেই একই দ্বীনের অনুসারী ও আহবায়ক | এ দ্বীন শুধু মেনে নেবার জন্যেই দেয়া 
হয়নি কখন। চিরদিন এ উদ্দেশ্যেই এই ছীন পাঠানো হয়েছে যে- পৃথিবীতে এ দ্বীনই কায়েম, প্রচলিত-প্রতিষ্ঠিত 
ও কার্যকর হয়ে থাকবে, আল্লাহর রাজ্যে এ জগতে আল্লাহর দ্বীন ছাড়া অপর কারো কল্লিত-রচিত দ্বীনের প্রাধান্য 
যেন না চলে৷ নবী-রসূলগণ এ দ্বীনের শুধু ‘তবলীগ' করার জন্যেই প্রেরিত হননি । প্রেরিত হয়েছিলেন এ দ্বীনকে 
কায়েম করার দায়িত্ব ও কর্তব্য পালনের উদ্দেশ্যে। 


মানবজাতির আসল ও প্রকৃত দ্বীন এটাই । কিন্তু নবী-রসূলগণের পরে চিরকালই এ হয়ে এসেছে যে, স্বার্থপর 
লোকরা আত্মস্তরিতা, আত্মকেন্ত্রীকতা ও আত্মপ্রচারের কু-মতলবে ও নিজস্ব স্বার্থ উদ্ধারের উদ্দেশ্যে বিভেদ-বিচ্ছেদ 
সৃষ্টিকরে নতুন ধর্মমত রচনা করতে চেষ্টা পেয়েছে ও করেছে। দুনিয়ায় বর্তমানে নানা ধর্মমত যতই পাওয়া যাচ্ছে 
সেই আসল ও মূল দ্বীনকে নানা ভাবে বিকৃত করেই তা বানানো হয়েছে। 


শেষকালে হযরত মুহাম্মদ (সঃ) প্রেরিত হয়েছেন এ উদ্দেশ্যে যে - এ বিভিন্ন পথ ও পন্থা, কৃত্রিম ধর্ম এবং মানব 
রচিত ধর্মের, মতের ও পথের পরিবর্তে সেই আসল দ্বীনকে তিনি লোকদের সামনে পেশ করবেন এবং তাকেই 
কায়েম করবার জন্যে চেষ্টিত হবেন। এ জন্যে তো আল্লাহর শোকর আদায় করা তোমাদের কর্তব্য । কিন্তু শোকর 
আদায় না করে যদি তোমরা সে জন্যে উল্টো বিশৃংখলা সৃষ্টিকর বা লড়াই-ঝগড়া কর তবে তা তো তোমাদের 
অজ্ঞতা ছাড়া কিছুই নয় । তোমাদের এ মূর্খতা ও নির্বুদ্ধিতার জন্য নবী তো তীর দায়িত্ব ত্যাগ করতে পারেন না। 
নবীকে তো পূর্ণ দৃঢ়তা সহকারে-নিজের নীতি ও দায়িত্বে স্থীর-অবিচল হয়ে থাকতে হবে এবং যে কাজের দায়িত্ব 
তার উপর অর্পিত হয়েছে সে দায়িত্ব পালন করতে চেষ্টা করবেন। তোমাদেরকে রাজী-খুশী রাখার জন্যে আল্লাহর 
দ্বীন খারাবকারী সর্বপ্রকারের কুসংক্কার- কিংবদন্তী, জাহেলিয়াতের নিয়ম-নীতি- রসম শামিল করবার জন্যে তিনি 
প্রস্তুত হবেন, এমন আশা তোমরা করতে পার না। কেন না, এ সবের দ্বারা পূর্বেও দ্বীন-ইসলামকে খারাব করা 
হয়েছে। 

আল্লাহর দ্বীনকে বাদ দিয়ে অপর কারো বানানো দ্বীন ও জীবনবিধানকে গ্রহণ করা আল্লাহর সাথে যে কত বড় 
দুঃসাহসিক আচরণ, তা তোমরা ধারনা করতে পার না। তোমরা তো একে একটা খুব সাধারণ ও নগণ্য ব্যাপার 
বলে মনে কর। এতে যে কি মারাত্মক দোষ রয়েছে তা তোমাদের দৃষ্টিগোচর হয় না। কিন্তু আল্লাহর নিকট এ 
নিকৃষ্টতম শির্ক ও কঠিনতম.অপরাধ। এর কঠিন শাস্তি সে সব লোককেই ভোগ করতে হবে যারা আল্লাহর 
যমীনে নিজেদের কল্লিত-রচিত দ্বীন প্রতিষ্ঠিত করেছে, আর যারা তাদের দ্বীন পালন ও অনুসরণ করেছে। 


১৬৮ পারা ২ 


স্ঠ522৩52৬52তস্০তব্৩2০2১্52১2০০22১2০৯১2১০2০2৯১১১৯০০০১০১১১৯্ 


~~ 


NESS NAN NN SNS NN NN 


২২২২২২২৯২৯১ 4০৫,৮৬১ ১১ 
পুল 


i © 


NNN NN NNN NNN AN ৬ জিত ATURE 


এ ৬২৬ ৭৯ ২৬ RRR RR 


রা আশ্-শূরা ৪২ ১৬৯ ৃ পারা ২৫ 


1০০০০১০১০০০ তত তত 


এভাবে দ্বীনের এক সুস্পষ্ট ও পরিচ্ছন্ন ধারণা পেশ করার পর বলা হয়েছে, লোকদেরকে বুঝিয়ে সঠিক পথে 
আনবার জন্যে সর্বোত্তম পন্থা যা হতে পারে তা প্রয়োগ করা হয়েছে । একদিকে আল্লাহতা'আলা নিজের কিতাব 
নাযিল করেছেন- এ অতি মর্মস্পর্শী ভাবে তোমাদের নিজেদের ভাষায় প্রকৃত সত্যকে তোমাদের সামনে উদঘাটিত 
করছে। আর অপর দিকে হযরত মুহাম্মদ (সঃ) এবং তার সাহাবীদের জীবন তোমাদের সামনে চির উজ্জ্বল 
উদ্ভাসিত হয়ে রয়েছে, যা দেখে তোমরা জানতে পার এ কিতাব অনুসরণ করে চললে কি রকমের উন্নত মানুষ 
গড়ে ওঠে। এতদসত্বেও যদি তোমরা হেদায়াত পেতে না পার তা হলে দুনিয়ার অপর কোন জিনিষই 
তোমাদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারবে না। এর ফল তো এ হবে যে, তোমরা শতাব্দীকাল ধরে যে 
গোমরাহীর মধ্যে নিমজ্জিত হয়েছিলে তোমাদেরকে তারই মধ্যে পড়ে থাকতে দেয়া হবে। আর এরূপ 
গোমরাহীতে যারা নিমক্জিত থাকে তাদের জন্যে যে পরিণতি আল্লাহর নিকট অবধারিত তাই তাদেরকে ভোগ 
করতে দেয়া হবে। 


এ সব তত্বকথা আলোচনা প্রসংগে মাঝে মধ্যে সংক্ষিপ্ত ভাবে তওহীদ ও পরকালের অকাট্য দলীল-প্রমাণও পেশ 
করা হয়েছে। দুনিয়া-পূজা ও বস্তুবাদী মনোভাবের পরিণতি সম্পর্কে জনগণকে সাবধান করা হয়েছে । পরকালের 
শাস্তি ও দন্ডের ভয় দেখান হয়েছে। কাফেরদের যেসব নৈতিক দুর্বলতার কারণে আল্লাহর হেদায়াত হতে মুখ 
ফিরিয়ে চলে তা এক একটা করে বলা হয়েছে। উপসংহারে দুটো গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছেঃ | 


একটা এই যে, হযরত মুহাম্মদ (সঃ) তার জীবনের প্রাথমিক চল্লিশটি বছর কিতাব কাকে বলে তা জানতেন, না. 
এ বিষয়ে তার মন ছিল সম্পূর্ণ শূন্য ও রিক্ত। ঈমান সম্পর্কিত বিষয়াদি সম্পর্কেও তিনি ছিলেন সম্পূর্ন না- 
ওয়াকিফ । পরে সহসাই তিনি এই উভয় জিনিস জনগণের সামনে পেশ করেছিলেন । বস্তুতঃ এ ব্যাপারটা তার 


নবুয়্যতের সুস্পষ্ট ও অকাট্য প্রমাণ। 


দ্বিতীয় কথা এই যে, তিনি নিজের উপস্থাপিত শিক্ষাকে আল্লাহর দেয়া শিক্ষা বলে যে দাবী করেছেন, তার অর্থ এ 
নয় যে, তিনি আল্লাহর সহিত মুখো মুখি দাড়িয়ে কথা বলার দাবী করেছেন৷ বরং এর অর্থ এই যে. তিনটি উপায়ে 
আল্লাহতা'আলা তীর নবী-রসূলগণকে এ সব কথা জানিয়েছেন। তন্মধ্যে একটা হল অহী; দ্বিতীয়- পর্দার অন্তরাল 
হতে উদিত আওয়াজ এবং তৃতীয় হল ফেরেশতাদের দ্বারা পাঠানো পয়গাম ।.এ কথাটা ব্যাখ্যা করে বলা হয়েছে 
এ জন্যে যে- বিরুদ্ধবাদীরা যেন এ অভিযোগ করতে না পারে যে, মুহাম্মদ (সঃ) আল্লাহর সাথে মুখোমুখি কথা 
বলার দাবী করছেন; যেন সত্যপনস্থী মানুষ জানতে পারে যে, যে মানুষকে আল্লাহর তরফ হতে নবুয়াতের মর্যাদায় 
অভিষিক্ত করা হয়েছে তাঁকে কয়েকটি উপায় ও পন্থায় হেদায়াভ দেয়া হয়। 


=—-— —_—_ 


/ 
/ 
“ 
‘ 
রে 
ৈ 
‘ 
৫ 
্ 
‘lL 
এ 
ৈ 
“ 
‘lL 
চৈ 
‘ 
‘ 
/ 
্ 
্ 
ৈ 
“ 
‘ 
‘lh 
হি 
্ৈ 
চৈ 
/ 
“ 
‘ 
“ 
‘ 
রা, 
্ৈ 
রে 
KL 
# 
‘ 
রে 
রে 
“ 
“ 
“ 
রে 
‘ 
্ৈ 
“ 
“ 
/ 
/ 
গং 
৫ 
্ৈ 
৫ 
রে 
্ 
/ 
/ 
“ 
রং 
‘ 
রা 
“ 
‘ 
নে 
A 
রে 
A 
রর 
রে 
্ৈ 
নে 
্, 
A 


এ AAA ANAL 


সূরা আশৃ-শূরা ৪২ ১৭০ ী পারা ২৫ 


স৩১৩১১১০১১১৭১১স্৩০১৭০৭১১৯১৯১৯৩৭০০৯১০০০০স্৩০ NEEDS SDDS DODDS ASO) 
Kt 


হি 


০০ ৩ El ৮ 227 সখ 
255১518510৮ ৬৩০৭ 


মকী আশৃশুরা সুরা (৪২) ডিপান তার আর্মাতাসেংখ্যা) 


রুকুঃ১ 

১. হা মীম, 

২. ‘আইন, সীন, কাফ। 

৩. সর্বজয়ী ও সুবিজ্ঞ আল্লাহ এমনিভাবেই তোমার ও তোমার পূর্বে যারা অতীত হয়েছে তাদের (নবী-রসূলগণের) 
প্রতি অহী নাযিল করতেছিলেন)১। 

৪. আকাশমন্ডল ও যমীনে যা কিছুই আছে তা সবই তারই । তিনি বড় উচ্চ মর্যাদার, বিরাট মহান । 


১. অর্থাৎ যে কথা কুরআনে বর্ণিত হচ্ছে, এই কথাই অহী-মাধ্যমে আল্লাহতা'আলা রসূলের (সঃ) প্রতি অবতীর্ণ 
করেছেন, এবং পূর্ববর্তী রসূলদের প্রতিও তিনি এই একই বাণী অবতীর্ণ করে এসেছেন। 


NEN EVEN IN NN NNN RY শুতে ৬০০০২০৬০৯৬৬ ২৬১০ ২৬৭ ২ ৬৬২৬৬ ৬ ৯ 


NN NN NON NNN NO 


KA 
এ, রি 


সে ২২২৯৯ ৫ 


রা 
A 
5 রে কক টিক ৮ 5 SLL ৮11 ৰ Bode 
Al ০৪১৮ ০৫ Cob EL IE 
Z তাদের উপর হতে ভেঙ্গে পড়ার আকাশমন্ড্গি (তার সাথে শরীক! 
্ SEND SEE TEE করায়) উপক্রম হয় 
y রি পা 
7৯৪2৮ ৬০৩ ৩ ৯০৩, ALL 
EY তরি 
রি তার্দের রবের প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করে বডি 
মি] ৮২ রি রে 242, রর 22 
Ay) ৫ 2৮৭1 (Ct A 
| ৩) ১) | ৮০৮৯৮ 3 ৩৯ (৬)১ 7৪ AD 
আল্লাহ নিশ্চয় সাবধান পৃথিবীর মধ্যে (তাদেৱ)জন্যে ক্ষমা প্ৰাথনা করে এবং 
2324 ৩ পর ঠ তা ১ 
LL তু SN LEAS AN TA 
|» } ৩৩ 1 ৪ ©) ৩৩ 0৯2০ ৯০ 
০ গ্রহণ করেছে যারা এবং "_ ঘেহেয়বান ক্ষমাশীল তিনিই 
পা তা ৬? পণ বে 7H PAELLA 5 
5 ১ (৯৪৫৮ E> dl তা 75৯১ ce 
লা শ্রবং তাদের ওপর সংক্লক্ষক আল্লাহই পৃষ্ঠপোষক রূপে তাকে রড 
ন) 2 = এ পা তার টিটি 
OEE ৮৫৬৬৪ 
কর্ম বিধায়ক বা তাদের উপর তুমি 
ভারপ্রাপ্ত . (নিযুক্ত হয়েছে) 


৫.আকাশমন্ডল উপর হতে ফেটে পড়বার২ উপক্রম হয়েছিল। ফেরেশতারা তাদের রবের হামদ সহকারে 
তসবীহ করছে এবং দুনিয়াবাসীদের জন্যে ক্ষমা চাইতে ব্যস্ত রয়েছে। সাবধান, প্রকৃতই আল্লাহ অতি ক্ষমাশীল ও " 
অতীব দয়াবান। 

৬. যে সব লোক তাঁকে বাদ দিয়ে নিজেদের জন্যে অপর কিছু পৃষ্ঠপোষকত বানিয়ে রেখেছে, আল্লাহই তাদের 
সংরক্ষক । তুমি তাদের উপর ভারপ্রাপ্ত নিযুক্ত হওনি। 


২, অর্থাৎ আল্লাহর রুবুবিয়াত কোনভাবে কোন সৃষ্টবস্তুকে অংশীদার গণ্য করা কোন মামুলি কথা নয়- এরূপ 
গুরুতর কঠিন কথা যে এর জন্যে যদি আসমান বিদীর্ণ হয়ে পতিত হয় তবে তা অসম্ভব কিছু নয়। 
মূলে..' /5)9| . আউলিয়া শব্দ ব্যবহৃত হয়েছে । আরবী ভাষায় যার অর্থ খুবই ব্যাপক । বাতিল 
উপাস্যদের সম্পর্কে পথভ্রষ্ট মানুষের বিভিন্ন ধারণা-বিশ্বাস ও বহু বিভিন্ন কর্ম-পদ্ধতি রয়েছে । এসব 
ব্যাপারকে পবিত্র কুরআনে আল্লাহ ছাড়া অন্যদেরকে নিজ 'ওলী’ বানানো বলা হয়েছে । কুরআন অনুসারে 
মানুষ সেই সত্বাকে নিজের ওলী বলে গণ্য করলো- ১. যার কথামতো সে চলে, যার উপদেশ-নির্দেশ 
অনুযায়ী. সে কাজ করে এবং যার নির্ধারিত পন্থা, প্রথা, বিধি ও শৃঙ্খলার সে অনুসরণ করে। ২. যার নেতৃত্বে 
সে বিশ্বাস করে এবং মনে করে যে সে তাকে সঠিক পথ দেখায় ও ভুল পথ থেকে তাকে রক্ষা করে। ৩. 
যার সম্পর্কে সে এই ধারণা করে যে- আমি দুনিয়াতে যা কিছু করিনা কেন তার খারাব পরিণতি থেকে এবং 
যদি আল্লাহ থেকে থাকেন ও পরকালের অস্তিত্বও সত্য হয় তবু তার শাস্তি থেকে সে তাকে রক্ষা করে নেবে 
এবং 8. যার সম্পর্কে সে এ ধারণা করে যে সে দুনিয়াতে অলৌকিক উপায়ে তার সাহায্য করে, বিপদ- 
আপদ থেকে তাকে রক্ষা করে , তাকে জীবিকা অর্জনের উপায় দান করে, সন্তান-সন্ততি দান করে, তার 
মনোবাঞ্ছা পূর্ণ করে এবং অন্যান্য সকল প্রকার প্রয়োজনও পূর্ণ করে। 


কিক কত SSSI ৩৯০০০২০০০২৫৬৫৬১৪৬৫৬৫৬০৬১১৫১৫৬৫১৫৬ 


ও 
জিত CN NN NN EN NS NON NNN NN NN NNN ৩৬ তি কত 


hg 


255555৬5555 


৭২১০২ SSP NP SESE A SE AE AU ২৯ ২৬৬২১ ৬৭৯ ES VE AEA AS ES ৯ ৭ 


SN GN NN NEL NSN ON AY তন্ন ব্রত 


০৩) ৬৩০১ 


৬ 


তোমার প্রা আমরা অবতীণ 
করেছি 


অরে জরিপের AN চি 2 
Aol ৮০ এ GL 5০92৭ 


তার অনুগ্রহের ম্যে যাকে প্রবেশ করান 
A : a PA A পার্ট 2০৮ ঞ রা 
ন 2d ন 8৪ রি 2.w 2 ১ 
2 9১৮9৯ 5 0১ of re Le Um ৩ 
2 : নাই যালেমদের এবং 
কি কোন না আর অভিভাবক কোন তাদের জন্যে বি 


1৫ EAN G34 পেত ১5৪ 22% 

রি | ৯ AUG £ তি ৬ 1,৩৩০) 

অর্ডিতাবক তিনিই অথচ অতিভাবক রূপে তাঁকে ছাড়া তারা গ্রহণ করেছে 
আল্লাহ €(অন্যান্যদেরকে 


) 
E G2 4 2% 55 11৮ ভে ৮ 4৬১৮ 22 
১৬১ 5০০ ০৮ ( 2, ১৮০ (০৩ 52 এ 
র হারান জীবিত 
করেন 
৭.এবং, হে নবী,এরূপেইএই আরবী কুরআনকে আমরা তোমার প্রতি “অহি” করেছি, যেন তুমি সব জনপদের 
কেন্দ্রস্থল মেন্ধা নগর) এবং তার আশে-পাশের বসবাসকারীদেরকে সাবধান করে দাও এবং একত্রিত হবার দিন 
সম্পর্কে ভয় দেখাও- যার আগমনে কোনই সন্দেহ নেই। এক দলকে জান্নাতে যেতে হবে আর অপর দলকে 
জাহান্নামে । 
৮.আল্লাহ যদি চাইতেন তাহলে এই সকলকে একই ‘উম্মত’ বানিয়ে দিতেন। কিন্তু তিনি যাকে চান স্বীয় রহমতে 
দাখিল করেন। আর যালেমদের না কেউ পৃষ্ঠপোষক আছে, না কোন সাহায্যকারী । 
৯. এই লোকেরা কি (এমনই নাদান যে) এরা তাকে বাদ দিয়ে অপর পৃষ্ঠপোষক বানিয়ে নিয়েছে? ওলী 
-পৃষ্ঠপোষক -তো আল্লাহ, তিনিই মৃতদের জীবিত করেন। আর তিনি সর্ব বিষয়ে সক্ষম, ক্ষমতাবান । 


CAAA 


CAAA PAAR 


১৫222222৮৯৮ 


ব্লাআশৃ-শুরা ৪২ ১৭৩ পারা ২৫ 
188 ২৯ _———————ঞ————ঞ—————_—_—_—_—_—  —— ক 
RAYA SSSA ৬১৬১৬৬৬৬৬৬৬৬১৬৩৬৩৬৩৬৬/৩ 


| 22 
PA 


কোন সেক্ষেত্রে তোমরা মতভেদ কর যা এবং 


স্মি 


3 Ed AS র্‌ 2A ০৬১ ৩ 24 a 
OC 22 5 উড de OOS 


ক od PA Pd 
অভিমুখীহয়েছি ভারইদিকে এবং আমি ভরসা করোছ ভারইভপর আমার রব আল্লাহই সেই 
আমি 


0 
CA 
ঢং 
ঘি 
8৬. 
তং 
৬ ৬ 
৬১ 
(5.২ 


মধাহতে হি তিনি বানিয়েছেন এবং আসমানসমূহের (আল্লাহই) 
চা 

4 পে হরর হে ৫ LAAT এ বরে 

€ ৮৯5) 2৩০ J] (১৮০ এ ৪19) (৮ 

জোড়া জোড়া মধ্য হতে এবং জোড়া জোড়া তোমাদের নিজেদের 
22 ASB তর্ট 922% 247 PAE 2 কর্ণের ৮৮ 
ic) ৯৯ 5 হ ৮৫5 টড OA 2422 > 

র্‌ সর্ব তিনি এবং কোন কিছুই ভারত নাই তার মধ্য তোমাদেরবিস্তার করেন 
(সবকিছু শুনেন) (বংশ) 


রণ ৩ পারি 


এপার 2 রত 11 এ এবি রর নর 4420 
2১৯ 5৩০১৮ ৩৬১৬৫ এ ৩ শা 


কুকুঃ২ 

১০. তোমাদের ৪ মাঝে যে ব্যাপারে মতভেদের সৃষ্টি হয়, তার ফয়সালা করা আল্লাহরই কাজ। সেই আল্লাহই 
আমার রব, তারই উপর আমি ভরসা করেছি এবং তার দিকেই মনোনিবেশ করছি। 

১১. আকাশমন্ডল ও যমীন সৃষ্টিকারী, যিনি তোমাদের স্বজাতীয়দের মধ্যে হতে তোমাদের জন্যে জুড়ি বানিয়েছেন 
এবং অনুরূপ ভাবে জানোয়ারের মধ্যেও (তাদেরই স্বজাতীয়) জুড়ি বানিয়ে দিয়েছেন এবং এভাবেই তিনি 
তোমাদের বংশ বৃদ্ধি ও বিস্তার করেন। বিশ্বলোকের কোন জিনিসই তার অনুরূপ নয়। তিনি সবকিছু শুনেন ও 
দেখেন। 

১২. আকাশমন্ডল ও যমীনের ভান্ডারের চাবি তারই হাতে নিবদ্ধ, 


৬ ২৬ ২৬ ৭৯ ২৬ ৯ ১ ২৬ ৮ ২৬ ৬ 


8. এখানে ১৬ নং আয়াতের শেষ পর্যন্ত, সম্পূর্ণ ভাষণ যদিও আল্লাহতা 'আলার পক্ষ থেকে অহী (প্রত্যাদেশ 
বাণী), কিন্তু এখানে বক্তা হচ্ছেন রসূলুল্লাহ (সঃ), আল্লাহতা'আলা নন । মহান মহিমান্বিত আল্লাহতা'আলা 
যেন নিজ নবীকে নির্দেশ দিচ্ছেন যে -'তুমি এ ঘোষনা কর'। এর দৃষ্টান্ত সূরা ফাতিহা। তা আল্লাহর বাণী 
বটে, কিন্তু বান্দা নিজের পক্ষ থেকে প্রার্থনা স্বরূপ তা আল্লাহর সমীপে পেশ করে। | 


৬৫৬৫৯৫৯৫৯০৬ ৫৬৫৬৫৬৫৬৫৬৫ ৫৬০৬৫৬৫৬৫২১ ৬০ ২ ১ ৬ ২২৬৭২ NON NA NNN NS NNN ২৬২৩৬ ২ NNN AN NN NN 


৬ ৬৯০ ৬৬ ৯ ৯ ৯ ৬ ২৬ ৬৬ ৯ ৭ ৯ ৯ ৩৯ 


কি ওটি এ ৯ ৮২৯৯৮ টা নি wD 


সূরা আশৃ-শূরা ৪২ Ni Esl 


VNANNVATLNNALA NN ANANN NANNANNANN AN ENAE EN ESNEENESENESEN EN ENENES N ENE S EN EN ENE SEE NeY 


Gh ০০ ESI 2 নি SNL 


[সব সম্পর্কে তিনি নিশ্চয় পরির্িতদেন এবং ভিনি ইচ্ছে তির) জন্য জত ফর 
কিছু (যাকে ইচ্ছেকরেন) করেন রক 


2৮০5৮ 


Br নপব 


AD Ee hl ৩৪ ৮) Fm 0 ০৫3 


চে আদেশ দিয়োছলেন যা তোমদেরজন্যে রা 
কপ 
রি 225) (2 

A (৩১০০ ১ ৩৫) 5 3 Gh 5 
সে সম্পর্কে আমরা আদেশ দিয়েছি EE bE যা 
(হে নবী) ই 
5.৯ 70৫ পা শপ? Vd | ১৮ ৮ পাঠ 15 
২১:৬৯ lal Ol ১5 ১ (mse 5 (221 
দ্বীনকে তোমরা প্রতিষ্ঠিত (এ তাকিদ ঈসাকে ও মুসাকে ও ্ 
কর সহ্য যে Sf 


A পার্ট এ 242 PONS 2৫৫৫ পার্ট 
| ও (১) ১৯০ ৮ এ 1৯১৪০- চট 
ঘার মুশরিকদের ৩ দুঃসহ হয়েছে তার মধ্যে তোমার মতবিরোধ না এবং 


যাকে তিনি চান প্রশস্ত রিযুক দান করেন, আর যাকে চান পরিমিত দান করেন। তিনি সর্ব বিষয়ে জ্ঞান রাখেন। 
১৩. তিনি তোমাদের জন্যে দ্বীনের সেই নিয়ম-বিধান নির্দিষ্ট করে দিয়েছেন, যার হুকুম তিনি নৃহ-কে 
দিয়েছিলেন। আর যা (হে মুহাম্মদ!) এখন তোমার প্রতি আমরা অহীর সাহায্যে পাঠিয়েছি । আর যার হেদায়াত 
আমরা ইবরাহীম, মুসা ও ঈসাকে দিয়েছিলাম- এই তাকীদ সহকারে যে, কায়েম কর এই দ্বীনকে এবং এতে ছিন্ন 
ভিন্ন হয়ে যেও না । এই কথাই এই মুশরিকদের পক্ষে বড় কঠিন ও দুঃসহ হয়েছে, যার দিকে (হে মুহাম্মদ!) তুমি 
এই লোকদেরকে দাওআত দিচ্ছ। আল্লাহ যাকে চান, আপন করে নেন এবং তিনি তার দিকে যাবার পথ তাকেই 
দেখিয়ে থাকেন যে তার দিকে মনোনিবেশ করে! 


৬ 
০০৯০৬ GEN MSA 


DADA ANAS ADNAN ANN ANANSI RRR RRR 


242১: চি > 


৩৫,৫৫১ 4১৫১৫১১১৮১৮ 


সুরা.আশৃ-শূরা ৪২ ১৭৫ পারা ২৫ 


১০৫৬৫১০৯০০০ ০০০৩০১০৯কত তিিেিকিেিতি 


৯১০০১০১০৭০০ 


৫:০০০১০:০১৫১১০১৫১০১০১০১০১০১০০১৫১০১০১০১০১০১০০১০১০১০১০১ SASSY 


এজন্যে 
তর EE I ESA হি 2222 


তাদের খেয়াল বুলীসমূহের অনুসরণ করো না এবং তুমি আদিষ্ট হয়েছে যেমন অবিচল থাক এবং 


১৪. লোকদের মাঝে যে বিরোধ-বৈষম্য দেখা দিয়েছে তা হয়েছে তাদের নিকট ইল্ম এসে পৌছার পর । আর তা 
হয়েছে এই কারণে যে তারা পরম্পরে একে অপরের উপর অতিরিক্ত বাড়াবাড়ি করতে চেয়েছিল । তোমার রব 
পূর্ব হতেই যদি এ কথা বলে না দিয়ে থাকতেন যে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফয়সালা মুলতবী রাখা হবে. 
তাহলে এতদিনে তার ফয়সালা করে দেয়া হত । আর আসল কথা এই যে, আগের লোকদের পরে যাদেরকে 
কিতাবের উত্তরাধিকারী বানানো হয়েছে তারা সেই ব্যাপারে বড় প্রাণান্তকর সন্দেহে নিমজ্জিত হয়ে পড়েছে । 
১৫. (যেহেতু এরূপ অবস্থার সৃষ্টি হয়েছিল,) এ জন্যে -হে মুহাম্মদ- তুমি এখন সেই দ্বীনের দিকে দাওআত দাও । 
আর তোমাকে যেমন হুকুম দেয়া হয়েছে তার উপর মজবুতীর সাথে দাড়িয়ে থাক, কিন্তু এই লোকদের ইচ্ছা- 


বাসনার অনুসরণ করো না। 
৫. অর্থাৎ পরবর্তী বংশধরদের এ নিশ্চিত বিশ্বাস নেই যে, যে গ্রন্থগুলি তারা প্রাপ্ত হয়েছে সেগুলো কতটা নিজস্ব 


কি শিক্ষা নিয়ে 
সঠিক রূপে বর্তমান আছে ও কতটা তারমধো তেজাল ও মিশ্রণ ঘটেছে। তাদের নবীরা কি শি 
এসেছিলেন সে কথাও তারা নিশ্চিত বিশ্বাস সহ জানেনা । প্রত্যেকটি জিনিস তাদের কাছে সন্দেহযুক্ত ও 


তাদের মনে জটিল উদ্ধিগ্রতা সৃষ্টিকরে। 


০ এর ০৮৮ ৫৫০১১ KALA A ১০০৮৫১০১৫৬১ ০১১১১১৬৮৬৮ 


সূরা আশৃ-শূরা ৪২ ১৭৬. ___.___________________ পারা 
ক 
4158 হে তর Ak 
০৮1 তা ৬০১৩ ০৩ 5 ই 
অবতীণ ববিয়ে আমি ঈমান বণ এবং | 
করেছেন যা এনোই 
চর ১৮৫১৮ ৮ ৩ | 

2 ৬০৬ ০৩০৯) 

তোমাদের মাঝে আমি যেন 

০৪ ইনসাফ করি 


পর্ণ 2 পর্ণ পে ৩০৫ রত নি77725 old পারার 
৩৯৯৩ ডা 5 © a! ক) 2 ্ পে, 
বিতর্ক করে * যারা এবং একত্রিত 


তারই দিকে এবং 
(হবে সবার) করবেন 
[টি 2 (ও Ul + 
EES 4 ক! ও ১০ (১)০ ০০১ ৩ 
তাদের যুক্তিতর্ক তাকে সাড়া দেওয়া হয়েছে যা পরেও আল্লাহর সম্পর্কে 
[অর্থাৎ দ্বীন গ্রহনের পরেও) দ্বীনের 
০ বে 3 se HS aA AI GB 
৩০ ৯৪7১ ০৮০৮ ৮৪2০ ৩৮৪2) ৬৩ ৮০85 
শাস্তি তাদের এবং অভিসম্পাত তাদের উপর এবং তাদেররবের কাছে বাতিল 


(রয়েছে) জন্যে 


তাদেরকে বলঃ আল্লাহ যে কিতাবই নাযিল করেছেন আমি তার প্রতি ঈমান 
এনেছি। আমাকে হুকুম দেয়া হয়েছে যে, আমি তোমাদের মাঝে ইনসাফ করব। আল্লাহই আমাদেরও রব এবং 
তোমাদেরও রব, আমাদের আমল আমাদের জন্যে, আর তোমাদের আমল তোমাদের জন্যে । আমাদের মাঝে 
2062809৮/৮০99৮৯০/০১৮৪০৯০৬ 
করতে হবে”। 
১৬. আল্লাহর দাওআতে সাড়া দেবার পর (সাড়া দাতা লোকদের মধ্যে হতে) যে সব লোক আল্লাহর দ্বীনের 
ব্যাপারে ঝগড়া করে, তাদের দলীল-প্রমাণ পেশকরণ তাদের রবের ' নিকট বাতিল। তাদের উপর তার 
অভিসম্পাত এবং তাদর জন্যে কঠিন আযাব রয়েছে। ] 


৬. অর্থাৎ যুক্তিসংগত দলীল-প্রমাণ দ্বারা কথা বুঝানোর যে হক ছিল তা আমরা পূর্ণরূপে পালন করেছি। সুতরাং 
এখন অনর্থক ঝগড়া-বিবাদ করে লাভ কি? তোমরা করলেও আমরা তোমাদের সংগে ঝগড়া করতে প্রস্তুত 
নই। 


১৫৯৩৫৯৫১০০১: ৮১:১৮ 


এ শি পা এত পরা সিএ শরবত প্র পপ চহ চত লো মল কে এজ এৰ নেৰ এৰ চৰ দয চৰ হি 555 


সস en Sn Oa < IY 
১৫৮৮১৮৮১১৯১ 


At 


দূরা আশৃ-শূরা ৪২ . ১৭৭ পারা ২৫ 


সি ৯ ৯০৯ ০০৯৯০০১৬৬৭৯ ৯১ ১ ১৬০১-৬০-৬৬ ৯ ১ ৯০৬ NN ১ ১ ৯ ১১১৬০ ২৬ ১৬২৬ ৬ ৬ ৬৯ ৬ NN NON ৬৬ ৯৬ 
রা 


2. G&L AD IH GH Af 


এ্রবং সত্যসহকারে কিতাব নাধিল করেছেন যিনি রিনি 


কি 


ও ২৬ ৯ ৬ ১ 


pe পলা 272 রর / পা চর 

রর 4202) ০১৯ ০১১১২ ০ ্ Af 
কিসে 

“22 ZANE 27 এত 2G ZL 
০9৯5 ও & ০৯৫০৩ ৬ শে) 

তা সম্পর্কে ঈমান আনে না তা সম্পকে  ভাড়াহড়া করে আসন 

যার 

৮৫৫ পাঠা sd র্প ভিত z s 12421 / 
৷ ৩৯০ 2 ৫৩ (৩৯৪৮০ 1৮০০। ৩৯ 5 
তা যে .তাথেকে তারাতয় করে সমান এনেছে কিন্তু 

7 291৮ দার ৫ সপ্ত 4৫ 
dsl 2 9১১৩ ০৮৬০ OLN; 
কিয়ামত সম্পর্কে সন্দেহ সৃষ্টি করে যারা নিশ্চয় সাবধান মহা সত 
6১75 রণ ৮ ৮৫5) ৫ DNA 2 ॥ ৮৮ 2. 
Six 3 ০৮৮5৮ 401 oun ০০০ ঠ্ 
তিনি রিখিক ভার বান্দা্দেরউঁপর আত দয়ালু আল্লাহ বহু নতি উর 
| 494 (চলে গিয়েছে) মধ্যে 
! E P22 7/2 & রো AP A নর হা পা 
Ox 587 ৮৯ 5 cd O° 

পরাক্রমশালী এল তিনি এবং ইচ্ছে করেন যাকে 


১৭. তিনি আল্লাহই । যিনি পরম সত্যতার সাথে এই কিতাব ও মীযান নাযিল করেছেন৭। তুমি কি জানো সম্ভবতঃ 
ফয়সালার সময়টা অতি নিকটেই এসে পৌছেছে? 

১৮. যে সব লোক এই দিনের আগমনে বিশ্বাস রাখেনা, তারা তো এর জন্যে তাড়াহুড়ো করে; কিন্তু যারা তার 
প্রতি ঈয়ান রাখে, তারা তাকে ভয় করে। তারা জানে যে, নিঃসন্দেহে তা অবশ্যই আসবে । শুনে রাখ, যে সব 
লোক সেই দিনের আগমনের ব্যাপারে সন্দেহ সৃষ্টিকারী বিতর্ক করে থাকে, তারা গোমরাহীতে অনেক দূর অগ্রসর 
হয়ে গেছে। 

১৯. আল্লাহ তীর বান্দাদের প্রতি বড়ই মেহেরবান। তিনি যাকে খা চান দান করেন। তিনি বড়ই শক্তিমান ও মহা 
পরাক্রমশালী । 


৭. শীযান- তুলাদণ্ড অর্থাৎ আল্লাহর শরীয়ত যা তুলাদন্ডের ন্যায় ওযন দ্বারা সঠিক ও অঠিক, সত্য ও মিথ্যা, 
অত্যাচার ও ন্যায় বিচার, এবং ন্যায়পরতা ও অন্যায়পরতার পার্থক্য স্পষ্ট করে দেয়। 


১১০১০১০১০০১ ০৯৯৯০৯১২২২৯ ২ 


তত তত 


৫৯৫৯৫১৫৫৫১৫০৫৯৫৫১৫১৫১৫০১১০০৫০৫০৫০৫৫৫০০৮১০ 


শব্দ-৭/২৩-__ 


সূরা আশ্ব-শূরা ৪২ ১৭৮ পারা ২ 


YES YE SSAA ISSA A AAPA ARRAS SARS AAAS NN ENENEN ON ON EN EN ENE 


শার্ট 2 পার্টি এটা রী পি ০ 


১৩4১০ 4 ১১ 5 ১৯৯) ৩১১ ৩০৮৩৬ এ 


এবং তার ফসলের মধ্যে তার জন্যে বৃদ্ধি কার + আখেরাতের ফসল 


৯ (12 A FAIA pr ৯) 
ও এ ৩৩ ৩৩ 5৮ ৷ > ৩৬১৪ ৩৮ ৬ 
যে 


মধ্যে তার জন্যে নাই এবং তা থেকে দুনিয়ার ফসল কামনা করে 


রর 


ক ০৫৬০ ২৬৭ 


2 ০৮ পার পু ST 2 EX Ld Ed 2 4 5 ad! 
19৮৮5 58 পে 41 ৪ শি ৬ 2)! 
Di সে | তাদের জন্যে কি প্রাপ্য কোন আখেরাতের 


২০. যে কেউ পরকালীন ফসল চায়, তার ফসল আমরা বৃদ্ধি করি। আর যে লোক দুনিয়ার ফসল পেতে চায়, 
তাকে দুনিয়া হতেই দান করি; কিন্তু পরকালে তার কিছুই প্রাপ্য হবে না। 

২১. এরা কি আল্লাহর এমন কিছু শরীক বানিয়ে নিয়েছে যারা এদের জন্যে ‘দ্বীন’ ধরনের কোন নিয়ম-বিধান নির্দিষ্ট 
করে দিয়েছে যার কোন অনুমতি আল্লাহ দেন নি ৮? ফয়সালার সময় পূর্ব হতেই যদি নির্দিষ্ট করে দেয়া না হত, 
তা হলে এতদিনে তাদের ব্যাপারটি চূড়ান্ত করে দেয়া হত। নিশ্চিতই এই যালিমদের জন্যে পীড়াদায়ক আযাব 
রয়েছে। 

৮. স্পষ্টতঃ বুঝা যাচ্ছে, এই আয়াতে শরীকগণ * অর্থে সেই সব শরীক নয় যাদের কাছে লোক দোআ প্রার্থনা 
করে, বা যাদের কাছে নিবেদন ও নৈবেদ্য সমর্পণ করে, অথবা যাদের সামনে পূজাপাঠের অনুষ্ঠান পালন 
করা হয়। বরং এখানে *শরীকগণ' অর্থ- সেই সব মানুষ যাদেরকে লোক ‘শরীক ফীল হুকুম" - আদেশ দানে 
শরীকরূপে গন্য ও মান্য করে । যাদের শিখানো চিন্তা ধারা ও ধারণা-বিশ্বাস এবং মতবাদ ও দর্শনে মানুষ 
বিশ্বাস স্থাপন করে , যাদের দেয়া মুল্যমানগুলোকে লোক মান্য করে, যাদের উপস্থাপিত চারিত্রিক ও 
নৈতিক মূলনীতি গুলি এবং সভ্যতা-সংস্কৃতির মানদন্ড গুলিকে লোক গ্রহণ করে, যাদের নির্ধারিত আইন- 
বিধান, পন্থা-পদ্ধতিগুলিকে নিজেদের ধর্মীয় প্রথা অনুষ্ঠানে, উপাসনা-আনুগত্যে, নিজেদের ব্যক্তিগত 
জীবনে, নিজেদের সমাজে, নিজেদের কৃষ্টিতে, নিজেদের ব্যবসায়ে ও লেনদেনে, এবং নিজেদের রাজনীতি 
ও রাষ্ট্রবিধানে, এ রূপ ভাবে অবলম্বন করে যেন এগুলিই হচ্ছে সেই শরীয়ত যার অনুসরণ করা তাদের 
অবশ্যকর্তব্য। 


৬৬ fhe ৬ ৬ ৯ EY DANES EDEN OEE ESO EEN ONES NEN NNN NS NNN NNN NTN NS NASA তি ১ ১ ৯ ১৬ ৯৬ ৯৬ ৬ ১৯ ৯৮ ২৬ ৯ ৭ ৬ ৬ ৬ ৬৬ 


এরি. ১৮৫১০৮০৮৮১৬ ১৯১০১৮১৮৯৮৬ 


এ সস সপ এ “হর “এ এট এ এ “চট এ 28 এ এ এ এ এ, উজ এই 


৯. এই আয়াতের তিন প্রকার ব্যাখা দান. করা হয়েছেঃ ১. আমি তোমাদের কাছে এই কাজের জন্যে কোন 


Sot রও নিট a টানে 


কাজ করেছে ও ঈমান এনেছে তার বান্দাদেরকে আল্লাহ সুসংবাদ 
দিয়েছেন . 


রা 
2 


৮৫8) ও 8৩৮ ও লি she ALAS) 


২২. তুমি দেখতে পাবে, এই যালেমরা নিজেদের কৃতকর্মের পরিণামকে ভয় করতে থাকবে এবং তা তাদের উপর 
অবশ্যই এসে পড়বে । পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করেছে তারা জান্নাতের গুলবাগীচায় 
অবস্থান করবে । যা কিছুই তারা চাইবে তাদের. রবের: নিকটই লাভ করবে । এটাই অতিবড় অনুগ্রহ । 

২৩. এই জিনিসেরই সুসংবাদ আল্লাহ তীর সেই বান্দাণণকে দিচ্ছেন যারা মেনে নিয়েছে ও নেক আমল করেছে। 
হে নবী! এই লোকদেরকে বল আমি এই কাজে তোমাদের নিকট হতে কোন পারিশ্রমিকের দাবীদার নই । অবশ্য 
নৈকটোযের ভালবাসা নিশ্চয়ই পেতে চাই৯। 


পুরস্কার চাই না, কিন্তু আমি অবশ্য এ চাই যে তোমরা (অর্থাৎ কুরাইশরা) অন্ততঃ পক্ষে সেই আত্মীয়তার 
মর্যাদা রক্ষা কর যা আমার ও তোমাদের মধ্যে বর্তমান । “এ কি অত্যাচার যে, সব থেকে এগিয়ে এসে 
তোমরাই আমার শক্রতায় উঠে পড়ে লেগে গেছো” । ২.“আমি এই কাজের জন্যে তোমাদের কাছে এ ছাড়া 
অন্য কোন পুরস্কার চাইনা যে তোমাদের মধ্যে আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্খা সৃষ্টি হোক” । ৩. যে সব 
তফসীরকারেরা তৃতীয় প্রকার তফসীর করেছেন তাদের মধ্যে কেউ কেউ আত্মীয় অর্থে সমস্ত বণী আব্দুল 


সূরা আশৃ-শূরা ৪২ ১৮০ 


পারা ২৫ 


তি 


NS ং 
২২ DAO LOO OOOO ৯ ৬৭ ৯ ৬ NSS ৭ সস ৯ ANA NAAN AVIAN NN 


টু 

ACA ALIA 
হত 
৯৯৯০২ 


Ns 


NN NN ON NN A ON 8 CO AN A ON DN 8 SN ON GN GO ON NY NN GN ON DN IN GN ON ON ON G8 GN NV ON ON DN ON DN GN GN OW ON ON ON NN EN NN NN ENN NON 


el 2 এর রত A 272258 
০০১) $),৫2 Gs এ ও 2 পিস ১১: ৬০ 
আল্লাহ কল্যাণ তার মধ্যে 2 বাড়িয়ে দেই ভালকাজ শনি করবে যে এবং 
EE ॥ +? 52৫ ন 92 ৫ 
Ag 2 এতে 99 OPH Al 54868 485 
মিথ্যা উপর সে রচনা করেছে (এই লোকেরা) 

বলে 


যে কেউ কল্যাণময় কাজ করতে চাইবে আমরা তার জন্যে এই কল্যাণে 
সৌন্দর্যের বৃদ্ধি করে দিব। নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মূল্যদানকারী । 
২৪. এই লোকেরা কি বলে যে, এ ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা: অভিযোগ রচনা করে নিয়েছে? 


মুত্তালিবকে গ্রহণ করেন, এবং কেউ কেউ এর অর্থ মাত্র হযরত আলী (রাঃ) ও ফাতিমা (রাঃ) এবং তাদের 
বংশধর পর্যন্ত সীমিত রাখেন। কিন্তু কয়েকটি কারণে এই ব্যাখ্যা কোন ক্রমেই গ্রহণযোগ্য হতে পারে না। 
প্রথমতঃ যে সময় পবিত্র মক্কা নগরীতে সূরা শূরা অবতীর্ণ হয়েছিল সে সময় আলী (রাঃ) ও ফাতিমার (রাঃ) 
বিবাহ পর্যস্ত হয়নি; সন্তান-সন্ততির তো কথাই নেই। বণী আব্দুল মোত্তালিবের সকলেই নবীর (সঃ) 
সহযোগিতা করছিল না, বরং তাদের মধ্যে কেউ কেউ খোলাখুলি ভাবেই শক্রদের সংগী ছিল এবং 
আবুলাহাবের শক্রতা তো সারা দুনিয়ার লোকই জানে। দ্বিতীয়তঃ নবী করীমের আত্মীয়-স্বজন মাত্র বনী 
আব্দুল মুত্তালিবই ছিল না। তার সম্মানীয়া মাতা, তার সম্মানীয় পিতা এবং তীর শ্রদ্ধেয়া স্ত্রী হযরত খাদিজার 
মাধ্যমে কুরাঈশদের সমস্ত পরিবারের মধ্যে তার আত্মীয়তা ছিল। এই সব পরিবারের মধ্যে তার উত্তম 
সমর্থকরাও ছিলেন এবং নিকৃষ্টতম শত্রুও ছিল। তৃতীয়তঃ সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে একজন নবী যে 
উচ্চ মর্যাদায় অবস্থান করে আল্লাহর প্রতি আহবানের আওয়াজ বুলন্দ করেন সেই উচ্চ মর্যাদার স্থান থেকে 
এই বিরাট মহান কাজের জন্যে এ পুরস্কার প্রার্থনা করা যে- “তোমরা আমার আত্মীয় “স্বজনকে ভালবাস", 
এতটা নিন্ম-মানের কথা যে কোন সুস্থ-রুচি সম্পন্ন ব্যক্তি এ কথা ধারণাও করতে পারেনা যে, আল্লাহ 
নিজের নবীকে এই কথা শিক্ষা দিয়েছেন এবং নবী কুরাইশগণের মধ্যে দাড়িয়ে একথা বলেছেন। এ ছাড়া 
যখন আমরা দেখি এ বাণীর সম্বোধন ম্'মিনদের প্রতি নয়, বরং কাফেরদের প্রতি । উপর থেকে সমস্ত 
ভাষণটি তাদের প্রতি সম্বোধন করেই চলে আসছে এবং পরেও বক্তব্যের গতি তাদেরই দিকে, তখন একথা 
আরও বেশী অপ্রাসংগিক বলে মনে হয় । এই কথার পারষ্পর্যে বিরোধীদের কাছে কোন পুরঞ্কার দাবী করার 
প্রশ্নই বা কেমন করে আসতে পারে? পুরস্কার তো সেই লোকদের কাছে চাওয়া হয় যাদের দৃষ্টিতে সেই 
কাজের কোন মর্যাদা থাকে যে কাজটা কোন ব্যক্তি তাদের জন্যে সম্পন্ন করেছে। 


০০০০০৫৪১০৩৩, ET rarer 


(শী লী লা ০ সপ এক এ যা পা বছ বা আল == এজ তৱ এয লা এল ত নল লে = = === লেল লনবন নললে বন নকলে 


১৮১ 


NANA SANS ANN NNN NN AA NNN 


* মেরে দিবেন১০। তিনি বাতিলকে নির্মূল- নিশ্চহ্ন করে দেন এবং - 
। তিনি তো হৃদয় কন্দরে লুকায়িত গোপন রহস্যও জানেন 
করেন এবং সব রকমের থারাবী ক্ষমা ও মার্জনা করেন। 


‘মোহর 
দেখিয়ে দেন 


নিজের বাণীর সাহায্যে সত্য করে 
সম্পর্কে তিনি অবহিত । 


আল্লাহ চাইলে তোমার দিলের উপর 
তার বান্দাহগণের নিকট হতে তওবা কবুল 


সত্যকে 
২৫. তিনিই 


ওরা তোমাকেও নিজেদের শ্রেনীর লোক ভেবে নিয়েছে; এরা যেমন নিজেরা স্বার্থের খাতিরে 


অথচ তোমাদের সব কাজ-কর্ম 


ত যে তিনি তোমার 


, তারা মনে করেছে তুমিও সেই রকম নি-জর দোকানদারী 


যত বড় মিথ্যা হোক না কেন বলতে দ্বিধা করেনা 
চমকানোর জন্যে একটা মিথ্যা গড়ে নিয়ে এসেছ। কিন্তু এ আল্লাহতা'আলারই রহম 
অস্তঃকরণকে তাদের অন্তরের ন্যায় মোহর যুক্ত করেন নি। 


১০. অর্থাৎ হে নবী, 


LAAN NSA RAN NSN NNN NNN SN NSN Ne NAENNAA NNN NNN NN 


AEA AC ACACAL AL 


৬ ২৮৯ ৬২৬০৬ 


৫, ৫১ গরি রি ALS 


সূরা আশৃ-শূরা ৪২ ১৮২ পারা ২ 


RRR RR RRR RANA NN NN NN SENN ENE ENE NONE ENE NE ENE EEN NN NN NN ON ON ON ry 


(সবকিছুই দেখেন) খু 


5 ৯৫ 5৮ 
4624 184 5 2 তে ০০৭ 


বিস্তার করেন এবং নিরাশ হওয়ার পরে 


২৬. তিনি ঈমানদার ও নেক আমলকারী লোকদের দো'আ কবুল করেন এবং স্বীয় অনুগ্রহে আরো অতিরিক্ত দান 
_করেন। অমান্যকারীদের জন্যে পীড়াদায়ক আযাব নির্দিষ্ট রয়েছে। 

২৭. আল্লাহ যদি তীর বান্দাহগণকে উন্মুক্ত রিযক দান করতেন তাহলে তারা যমীনের বুকে আল্লাদ্রোহীতার তুফান 
সৃষ্টি করে দিত। কিন্তু তিনি একটা পরিমাণ অনুযায়ী যতটা চান নাযিল করেন। নিঃসন্দেহে তিনি তার বান্দাদের 
সম্পর্কে পূর্ণ ওয়াকিফহাল, তিনি তাদের প্রতি দৃষ্টি রাখেন। 7 

২৮. লোকদের নিরাশ হয়ে যাবার পর তিনিই বৃষ্টি বর্ষণ করান এবং স্বীয় রহমত ব্যাপক করে দেন এবং তিনি 
প্রশংসনীয় ওলী । | | 


PPP PPI AAAI PIAA ৬০১০৩2৩১১2১2১১১১৯১৯১১১৯১১১১০১১০১০১১১১১১১১০০১১১১১০০০৭ 


hth AS SAAR ASAARSSA ASRS SIIIASRASSNRRARALRALAARASPAISARADP hh 6) 


রঃ আশ্-শূরা ৪২ ১৮৩ পারা ২৫ 


২৯. তার নিদর্শনসমূহের মধ্যে গণ্য এই যমীন ও আকাশমন্ডলের সৃষ্টি, এবং এই জীবন্ত সৃষ্টি সমূহ যা তিনি উভয় 
স্থানেই ছড়িয়ে রেখেছেন। আর তিনি যখনই চাইবেন তাদেরকে একত্রিত করতে পারেন। 

88 
Me EET হা এসেছে তা তোমাদের নিজেদেরই উপার্জনের ফল১১। এবং অনেক অপরাধ তো 
তিনি আপনা হতে এমনিই ক্ষমা করে দিয়ে থাকেন! 
৩১. ডিনার পায়ু ভক্ষ করে দিতে থা ত আযহা হুক বলায় হান হরর 
ও সাহায্যকারীও কেউ নেই । 
৩২. তার নিদর্শনসমূহের মধ্যে একটি হচ্ছে জাহাজ যা সমুদ্রে পাহাড়ের মত দেখা যায়। 


১১. সে সময়ে পবিত্র মক্কা নগরীতে যে দু্তক্ষরপ্াদর্তাব ঘটেছিল এখানে তার প্রতি ইংগিত করা হয়েছে। 


২ 

॥ 

| 

\ 

222d রা (A 27 2 AA lL ds 
টি 1৯2৯৮) ৪ Uz ei ৩১ 42° 
অনেককিছু র বিপদ 
| যা 

২ 

২ 

ই 


১০০০৯১১০০৯১০১০১৩১৩০১০১০৬১০১০১১৯১৩১্স্িস্্বুিতস্০১১৯১-৩১৯১৯০০১১০০:৯১৯১০১১৯১০০১০১ 


AREAL ACA পরি এটি কি এরি, এটি পিক AAALAC 


A করি CAAA ALAA ALAS EAL ACCA এরি ৮৯৫টি 


সূরা আশ্‌-শূরা ৪২ . . ১৮৪ পারা ২৫. 


মু 


+ 
+ 
‘ 
“ 
“ 
A 
রং 
‘A 
2, 
‘ul 
“A 
/ 
মচ ঠি 
রয়েছে Ce 
ই = টি, 
25 
৩ £ 
মাফ করেও দেন এঅবস্থায় তারা অর্জন করেছে একারণে সেগুলো (ডুবিয়ে দিতে) ' শোকরকারীর 
যখন যা 


গু পনি 2 পণ তরি | 
€) (১) 52 ০৪ ১০ ১ 1৯পা 
ps LS এবং ঈমান এনেছে 


স্পিম্এিস্িস্টিপস্পিস্টি্হজ্১স্িস্পিস্িস্তিস্িস্বিআ্ওস্ত্তিসিস্তস্তিন্তিস্তিস্তিন্তিস্ি নতম 


৩৩. আল্লাহ যখন চাইবেন বাতাস থামিয়ে দিবেন এবং ইহা সমুদ্রের বুকে স্থির হয়ে দাড়িয়ে থাকবে - এতে ₹ 
. নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও শোকরআদায়কারী- 

৩৪. কিংবা (উহার আরোহীদের) অনেক গুনাহকে ক্ষমা করে দিয়েও, তাদের কতিপয় ক্রিয়াকলাপের শাস্তি স্বরূপ 
তাদেরকে ডুবিয়ে দিবেন, 

৩৫. এবং তখন আমাদের আয়াতসমূহ সম্পর্কে বিতর্ককারী লোকেরা জানতে পারবে যে, তাদের জন্যে আশ্রয় 
কিছুই নেই। | 

৩৬. তোমাদেরকে যা কিছুই দেয়া হয়েছে তা শুধু দুনিয়ার কয়েক দিনের সামগ্রী মাত্র। আর যা কিছু আল্লাহর 
নিকট রয়েছে তা যেমন উত্তম-উৎকৃষ্ট তেমন স্থায়ীও। আর তা সেই লোকদের জন্যে যারা ঈমান এনেছে এবং 
নিজেদের খোদার উপর নির্ভরতা রাখে, | ৰ 


শী শীশী শীট 


সিসি এ 
১১৫০১৫৯৫১৫০১০১০৯১ ০৯০০১ তিক ৮০০০০ ০৯০৬০৬১৬৬২৬ ৬ ৬ ৯ ৬ ৬ NNN 


NN SS SS SN NNR 


সূরা আশৃ-শৃরা ৪২ ২... ১৮৫ পারা ২৫ 


NODAL POE ODEO OO DOO OOD ODODE OLN EEE EN EN ENN ONENESS hf AN) 


i 
2 রনি রর 
4‘ ৪ প্র A Fd রা a রে রণ ০৯ সি র Ee) রে ক রি রা 
A ৬ ্ৈ ক ban ) টী g গৈ 
৮১০৮ রা 13 ৪ a) ০ ১1 এ Un ৩) EK 
টবে) তারা রাগাহিত যা এবং অশ্রীল কায সমূহ ও গুণাহ বড় বড় বিরত থাকে যারা এবং 
9 হয় (হতে) 2 
5758 DP AAA ed রন AIF A 
৬ ্ ৩০ bed ৮2) ্ৈ 
০৪৯০) 1৯21 5 ৬ ৪১, FARES EN চি ০-৯ এ 
কায়েম করে ও তাদের রবের ডাকে সাড়া পে যার এবং মাফ রে দি ভারা | 
লৈ 
রর A 
NA একার ৯৪) জপ PE রি রর রিতু ১2৮০৮ [৬ 
| ৪. © ৩ ৭০ ৮ (৮৪৯১ ও ও ০ (5. ১৯১ (৭০৭ + IY 
! এবং " তারা খরচ করে তাদের আমরা রিযক তাহতে এশং তাদের মাঝে পরামশ 'ভাওঁক তাদের কাজ এবং | 
' দিয়েছি যা ৪ (সম্পন্ন করে৷ রি 
কপ ৬৮ LAE MAES Dd | (1 UY 
A 
fl 2 2 59 ০১/৮৪০৪ ৮৪ BF ০৪ ) ৩০ 
্ নর প্রতিফল এবং প্রতিশোধ গ্রহণকরে তারা নির্যাতন, যখন হী রা SY 
7. (মুকাবেলা করে) (বাড়ানাড়ী) (এম ্ 
৫ ~ 7 FA YA 
রে পল ক TAN AAS SA AS Edd রর তির শর্ত রঃ 
রঃ উপর ভার পুরঙ্কার তবে আপোষ নিশা ও পা করবে ‘তবে তার সমান. মন্দ 2 
§ রয়েছে Ge oe AS 
দ্রুত পপ তল) LAG 
“ ্ি 
৩৩৪ ঠা ৬৮ 5 ou আগ Lal | 
র্‌ পরে প্রতিশোধ নেয় অবশ্য এবং যালেমদেরকে ভালবাসেন না তিনি আল্লাহর রর 
CA য়ে ্ 
5 চা এ 
১ ১,128 লি 223d [r/ দের £ | 
রর © ৩ (৮৫২০ ৩১:৩ ৭2 | 
se ন নর বিরুদ্ধে তারের তবে তার নর্যাতনের | 
' রব: লন ভার বিরুদ্ধে নাই ; 
l A ১? 
্ রদ 
he | - 
“ 
£ / 
রর ডর রর 
| ৩৭. যারা বড় বড় গুনাহ ও নির্লজ্জতাজনক কাজকর্ম হতে বিরত থাকে, আর ক্রোধ হলে তা ক্ষমা করে দেয়; Sp 
রং . 
4 ৩৮. যারা নিজেদের রবের হুকুম মানে, নামায কায়েম করে, নিজেদের যাবতীয় সামধিক ব্যাপার নিজেদের | 
| পারম্পরিক পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করে, আমরা তাদেরকে যে রিষক দিয়েছি তা হতে বায় করে, 
| ৩৯. আর যখন তাদের উপর অতিরিক্ত বাড়াবাড়ি করা হয়, তখন তার মুকাবিলা করে ১২। 
Kf ৪০. মন্দের প্রতিফল, সেই রকমেরই মন্দ । পরে যে কেউ ক্ষমা করে দিবে ও সংশোধন করে নিবে, তার পুরষ্কার 2 
A 
নে] আল্লাহর যিশ্মায় । আল্লাহ যালেম লোদেরকে পছন্দ করেন না। 
ah 
Al ৪১. আর যেসব লোক যুলমের পর প্রতিশোধ নিবে তাদেরকে কোনরূপ তিরঙ্কার করা যেতে পারেনা! 2 
ৈ 
/ 
রন 
| ১২. এখান থেকে ৪৩ নং আয়াতের শেষ পর্যন্ত কথাগুলি পূর্ববর্তী আয়াতের ব্যাখ্যা স্বরূপ । র্‌ 
টি A 
ৰ 
২ ্ 


শব্দ-৭/২৪ 


সূরা আশৃ-শূরা ৪২ ১৮৬ পারা ২৫ 
===: 
ডি5555559555555555555555555559555555555555555555555 ০০০০১০১০১৯০ 


পরস্পর 


নাই 
558 ৩০ 1151; 


স্পিস্পি্ি্স্পিস্পিস্তিস্িস্িস্িস্পিজ্তিস্পিস্্১৯৩স্স্পিস্তিস্িড্স্পিস্তিস্ সি বস্পিস্বিষ্পিিডিস্স্তিপিস্স্িস্সি 


৪২. তিরক্কার পাবার যোগ্য সেই সব লোক যারা অন্যদের উপর যুলম করে এবং যমীনে অন্যায় ভাবে বাড়াবাড়ি 
করে । এই লোকদের জন্যে মর্মান্তিক আযাব রয়েছে। | 
৪৩. অবশ্য যে ব্যক্তি ধৈর্য্য ধারণ করবে এবং ক্ষমা করবে- তা নিঃসন্দেহে বড় উচ্চমানের সাহসিকতাপূর্ণ কাজের 
অন্যতম ৷ 


88. আল্লাহই যাকে গোমরাহীর গহ্বরে নিক্ষেপ করবেন, আল্লাহর পরে তাকে সামলাবার আর কেউ নেই । তুমি 
দেখতে পাবে এই যালেম লোকেরা যখন আযাব দেখতে পাবে তখন বলবে: এখন ফিরে যাবার কোন পথ. কি 


আছে? 


NEN NS NSN NSN NANNNNINN ATT RRRRRRRRRRRRRRRRR 


CA ১৫৫০০১৬১৫০১ 


রি 


23% 239297 
Le) 


৪১2 


৩ পা ঘা ঠে 9 5s/ পেত 
৮৪০০ ০ 2০১০০ AR GS 
থেকে তার জনো প্রতিরোধ লাই ন) আসবে 


8৫. আর তোমরা দেখবে, এদেরকে যখন জাহান্নামের সামনে আনা হবে তখন লাঞ্চনার জন্যে তারা অবলত হয়ে 
' থাকবে এবং গোপন দৃষ্টিতে তার দিকে তাকাতে থাকবে। যখন ঈমানদার লোকেরা বলবে, বাস্তবিকই আসল 
ক্ষতিগ্রস্ত তারা যারা আজ কেয়ামতের দিন নিজেকে ও নিজের সংগী-সাথীদেরকে কঠিন ক্ষতির মধ্যে নিক্ষেপ 
করেছে । সাবধান হয়ে যাও! যালেম লোকেরা স্থায়ী আযাবে নিক্ষিপ্ত হবে, 

৪৬. এবং তাদের কেউ সহকারী বা পৃষ্ঠপোষক এমন হবে না যে আল্লাহর মুকাবিলায় তাদের সাহায্য করতে 
আসবে । আল্লাহ যাকে গোমরাহীতে ফেলে দেন, তার জন্যে আত্মরক্ষার আর কোন পথ নেই। 

৪৭. তোমাদের রবের কথা মেনে নাও সেই দিনের আসার পূর্বে যে দিনের না আসার কোন ব্যবস্থা আল্লাহর 
নিকট হতে নেই। 


১৮৮ 


9৮০৯) ভি 


মানুষকে. আস্বাদন করাই 


> 2 


(4৮১৩ 

পর্ণ তর 

হাতগুলো আগে পাঠিয়েছে এ করণে 
যা 


A 2772 
Sle 


'জাকাশমন্ডলীর সার্বভৌমত্ব 


সে দিন তোমাদের জন্যে কোন আশ্রয়স্থল হবে না, তোমাদের অবস্থার পরিবর্তনের জন্যে চেষ্টা, কারীও ১৩ কেউ 


হবেনা। 


৪৮. এখন যদি এই লোকেরা মুখ ফিরিয়ে থাকে, তাহলে হে নবী, আমরা তোমাকে তাদের উপর পাহারাদার করে 
তো পাঠাইনি। কেবল কথা পৌছে দেয়াই তোমার দায়িত্ব । মানুষের অবস্থা এই যে, আমরা যখন তাকে স্বীয় 
রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে সে জন্যে ফুলে উঠে। আর যদি তাদের নিজের কৃতকর্ম কোন বিপদরূপে 


তাদের দিকে ফিরে আসে তখন খুব বেশী অকৃতজ্ঞ হয়ে পড়ে । 
৪৯. আল্লাহ যমীন ও আকাশমন্ডলের বাদশাহীর মালিক। 


৯৯৯০১০৯১০৯৯ ১১৪১০১৫০৪৬২০০০১, 
১৩, মূল শব্দগুলি হচ্ছে, ১১ ০৮/৮. এই ৰাক্যাংশের আরও কয়েকটি অর্থ আছেঃ প্রথম-তোমরা 
নিজেদের কৃতকর্মের কোন একটি অস্বীকার করতে পারবে না। দ্বিতীয়- তোমরা ছদ্মবেশ বদল করে 
লুকাতে পারবে না। তৃতীয়- তোমাদের প্রতি যে ব্যবহারই করা হোক না কেন তার বিরুদ্ধে তোমরা কোন 
অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করতে পারবে না। চতুর্থ- তোমাদের যে অবস্থার মধ্যে আবদ্ধ করা হবে তার 


পরিবর্তন করার কোন সাধ্য তোমাদের থাকবে না। 


বৈ EAL ALATA 


সূরা আশ্‌-শূরা ৪২ ১৮৯ পারা ২৫ 


1৬ 


NNN NSS ONS NON ENS SSO ৬২১২ ২ ২৬৭৬ ২ ১ ২৬ ২৬ ৯ RENN কতক তুতক স্তর 


৩৩ ঠ ৩৮ ৯ 2 LE 
থেকে বা হা 


ও ব্যতিরেকে আল্লাহ তার সাথে কথা 


বলবেন 
2 পা ১৮৫৫ পে ১০ ৫ 55৮2৫ 
1১১১ Em ১৯৭০ ০৮০৪ 
তারঅনুমতিত্রমে ওই করে অতঃপর (৮১১ প্রেরণ করেন 


০০1 
০2 ৮৯০ 
' প্রজ্ঞাময় মহান 


তিনি যাই চান সৃষ্টি করেন, যাকে চান কন্যা-সন্তান দেন, যাকে চান পুত্র-সন্তান দেন। 
৫০ যাকে চান পুত্র-কন্যা উভয় রকমেরই সন্তান দেন। আর যাকে চান বন্ধ্যা করে দেন। তিনিংসব কিছু জানেন 
এবং সব বিষয়ে শক্তিমান । 
৫১. কোন মানুষের মর্যাদা এই নয় যে, আল্লাহ তার সাথে সামনা-সামনি কথা বলবেন। তার কথা হয় অহী১৪ 
(ইশারা) রূপে হয়ে থাকে ; কিংবা পর্দার পিছন হতে ১৫ অথবা তিনি কোন পয়গাম বাহক (ফেরেশতা) পাঠান 
এবং সে তার নির্দেশে যা কিছু তিনি চান অহী করে১৬। তিনি মহান সুবিজ্ঞানী। 


১৪. এখানে অহী অর্থ -'এলকা' 'এলহাম' অস্তরের মধ্যে কোন কথা নিক্ষেপ করা- স্বপ্নে কিছু দেখানো- যেমন 
হযরত ইবরাহীম (আঃ) ও ইউসুফ (আঃ)-কে দেখানো হয়েছিল । | 

১৫. অর্থাৎ বান্দা এক আওয়াজ শুনে, সে বক্তাকে দেখা পায় না। যেমন হযরত মূসা (আঃ)-এর ঘটনাঃ তৃর 
পর্বতের পার্থদেশস্থ একটি বৃক্ষ থেকে হঠাৎ তিনি আওয়াজ শুনতে শুরু করলেন- কিন্তু বক্তা তার দৃষ্টিতে 


অদৃশ্য ছিল। 
১৬. এ হচ্ছে 'অহী' আসার সেই রূপ যার মাধ্যমে সমস্ত আসমানী গ্রন্থ পয়গস্বরদের কাছে প্রেরিত হয়েছে। 


fff fff ff fa fa Sf fA ASA SSSA RASA SNA SAAS A SARA AP নবি SRA ASSIA SAS SIA SIA SIP FS 


্ে 
রি 
রে 
“ 
গৈ 
/ 
৫ 
রঃ 
ৈ 
‘ 
4“ 
রে 
রে 
“ 
নে 
‘I 
“ 
রে 
্ৈ 
করি 
ৈ 
৬ 
“ 
রং 
‘ 
‘ 
“ 
/ 
রে 
/ 
/ 
“I 
রে 
LC 
/ 
/ 
“ 
৫ 
ৰং 
রে 
/ 
/ 
+” 
রর 
্ৈ 
রে 
রে 
্ৈ 
রং 
ঞ 
মে 
রর 
“ 
“ 
“ 
রং 
/ 
‘lL 
চে 
রে 
৫ 
রে 
/ 
+‘ 
“ 
৫ 
“ 
‘ 


পথ দেখচ্ছি তুমি অবশ্যই তুমি নিশ্চয় এবং 


৫ ৫৫ 2.৯ রি 
তে GW! Al 
যাকিছু তারই যিনি আল্লাহর 
জন্যে (এমন সত্তা যে) 


£5 BG 


-সকল বিষয় ফিরে যায় আল্লাহরই দকে সাবধান 


৫২. আর এমনি ভাবে (হে নবী!) আমরা আমাদের নির্দেশে একটি রূহ তোমার দিকে অহী পাঠিয়েছি১৭। তুমি 
কিছুই জানতে না কিতাব কাকে বলে, ঈমান কি জিনিস! কিন্তু সেই রূহকে আমরা একটি আলো বানিয়ে দিয়েছি, 
যার সাহায্যে আমরা আমার বান্দাদের মধ্যে যাকে চাই পথ দেখাই । নিঃসন্দেহে তুমি সঠিক-সোজা দিকে 
লোকদেরকে পথ দেখাচ্ছ- | 
৫৩. সেই আল্লাহর পথের দিকে- যিনি যমীন ও আকাশমন্ডলের সব কিছুরই মালিক । সাবধান! সমস্ত ব্যাপার 
আল্লাহর দিকেই ফিরে যায়। 
Ce OSU TRUE UC SSE TESTE SIE Soy re েরনটিযিন TUNERS HL Te UATE RIE 
১৭. এই প্রকারের' এর অর্থ শেষোক্ত পদ্ধতি নয়' বরং উপরের আয়াতে উল্লেখিত তিন পদ্ধতি । এবং 'রূহ’ এর 
অর্থ 'অহী' ; অথবা সেই শিক্ষা ‘অহী' মাধ্যমে যা হুযুরকে দান করা হয়েছে। 


ডি 
BS 


LL 


ANAS EN AN EN ANANAN AN EN ANAS ৫৫২০৭৫১৫০৬০ ২২৩৩ ০৬১০২৬৬৫১০০ 


সূরা আয্‌ যুখরুফ ৪৩ ১৯১. পারা ২৫ 


৬ ০৯০৯০৯০৯০০০ ৬ ২৭১ ২ ৬ ২৬১৯ ২ ২ ৬৬১ ১০ Pb NNN NN NG NN NNN ENS NN ANON 


নামকরণঃ এই সূরার ৩৫ নং আয়াতের ৬/১১  শব্দটিকেই এর নাম নির্দিষ্ট করা হয়েছে। এর অর্থ এই 
যে, এ সেই সূরা যাতে “যুখরুফ' শব্দের উল্লেখ হয়েছে। 


টু 


NAS ৯ ৬ ৮ ২৬ ২৬ ৬ ৬ ৮ ৬ ২৬ ৬ ৬৯ 


নাযিল হওয়ার সময়-কালঃ এ সূরা কবে কোন অবস্থায় নাযিল হয়েছিল তা কোন নির্ভরযোগ্য 
বর্ণনা হতে জানা যায় নি। কিন্তু এর বিষয়বস্তু সম্পর্কে চিন্তা-বিবেচনা করলে স্পষ্ট মনে হয় যে, এ সূরাও ঠিক 
সেই সময়ে নাযিল হয়েছিল যখন আল-ম্*মেন, হা-মীম আস-সাজদা ও আশ-শূরা নাযিল হয়েছিল। এ কয়টি 
সূরা একই ধারাবাহিকতার বলে মনে হয়। আর মক্কার কাফেররা যখন নবী করীমকে (সঃ)- হত্যা করার 
সিদ্ধান্ত করেছিল; দিনরাত নিজেদের বৈঠক-সভায় এ বিষয়ে পরামর্শ করছিল কেমন করে তাকে শেষ করা যায় 
এসময় তাকে. হত্যা করার জন্যে একবার. আক্রমণও হয়েছিল, 
পরিস্থিতিতেই এ সূরাসমূহ নাযিল হয়েছিল৷ বর্তমান সূরার ৭৯-৮০নং আয়াত এ দিকে স্পষ্ট ইংগিত দিচ্ছে। 


NANA 


আলোচ্য বিষয় ও বিষয়বস্তুঃ এ সূরায় অত্যন্ত জোরালোভাবে কুরাইশও আরববাসীদের জাহেলী 
আকায়েদ ও কুসংস্কারের সমালোচনা করা হয়েছে । এ সব আকায়েদ ও কুসংস্কারমূলক ধারণা-বিশ্বাসের উপর 
তারা অচল-অটল হয়েছিল;এসব ত্যাগকরতে তারা কিছুতেই প্রস্তুত হচ্ছিল না । অত্যন্ত দৃঢ় ও মর্মস্পর্শী পদ্ধতিতে 
তাদের. এ সব আকীদা-বিশ্বাসের অন্তঃসারশুন্যতা প্রকাশ করে দেয়া হয়েছে এ সূরায় উদ্দেশ্যে এই যে, সমাজের 
প্রত্যেকটি ব্যক্তি -যার মধ্যে একবিন্দুও বুদ্ধিমত্তা রয়েছে- চিন্তা করতে বাধ্য হয় যে, জাতি অত্যন্ত হীন ধরনের 
মুর্খতার মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছে৷ আর যে ব্যক্তি এসব মূর্থতার ফাদ হতে মুক্ত করতে চেষ্টা করছেন, সকলে 
মিলে তাকে ধ্বংস করার জন্যে আদা-পানি খেয়ে লেগে গেছে। 


NNN NNN NN NAN NN 


কথার সূচনা করা হয়েছে এভাবে- তোমরা নিজেদের দুষ্টবুদ্ধির দ্বারা চাও যে, এ কিতাবখানি নাযিল হওয়া বন্দ 
হয়ে যাক, কিন্তু আল্লাহ দুষ্টলোকদের কারণে নবী প্রেরণ এবং কিতাব নাযিল করা কখনো বন্ধ করে দেন নি। বরং 
যে সব যালেম হেদায়াতের পথ বন্ধ করতে চেয়েছে আল্লাহ তাদেরকেই ধ্বংস করেছেন; এ করাই তার রীতি এবং 
এখনো তিনি তাই করবেন। পরে ৪১-৪৩ নং এবং ৭৯-৮০ নং আয়াতে এ কথাটার পুনরাবৃত্তি করা হয়েছে। 
যেসব লোক নবী করীম (সঃ)-এর প্রাণের দুশমন ছিল, তাদেরকে শুনিয়ে নবী করীম (সঃ)-কে বলা হয়েছে যে, 
তুমি জীবিত থাক আর না-ই থাক, এ যালেমদেরকে আমরা অবশ্যই শাস্তি দেব। আর সরাসরি সে লোকদেরকে 
স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দেয়া হয়েছে এই বলে যে, তোমরা যদি আমাদের নবীর বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়ার 
সিদ্ধান্ত কর, তাহলে আমরাও তোমাদের সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ্রহণ করবো। 


NAAN NNN তম 


অতঃপর বলা হয়েছে, এ লোকেরা যে ধর্ম-মতকে বুকে আঁকড়ে ধরেছে তা কি ধরনের ধর্ম এবং যেসব দলীল- 
প্রমাণের ভিত্তিতে তারা হযরত মুহাম্মদ (সঃ)-এর সাথে মুকাবিলা করছে, তাই বা কি রকমের দলীল। 


NAN ANAN AN ENN EN ENA AS NAN ENN ENED NA NANA NASA NNN AAAS SNS SA SN NNN ANNAN NNN NN NNN NNN NNN 


) 
বৈ এইই 
৫৫৫১৫০০১১১৮ CAESAREA 


রর 


সূরা আয্‌ যুখরুফ ৪৩ ১৯২ 


ততো 


পি 


তারা নিজেরা মানে, যমীন ও আসমানের, তাদের নিজেদের এবং তাদের বানানো সব মাবুদদের সৃষ্টিকর্তা 
আল্লাহ ছাড়া আর কেউ নয় । আর যে সব নি'আমত খেয়ে, ব্যবহার করে তারা উপকৃত হচ্ছে তা সবই যে. 
আল্লাহতা'আলাই সৃষ্টি সে কথাও তারা জানে ও মানে । এতদসত্বেও তারা অন্যান্যদেরকে আল্লাহর রুবুবিয়াতের 
ব্যাপারে শরীক বানাবার জন্যে শক্ত হয়ে বসেছে। 


১১২ ১০০২০ 


তারা মানুষ-সাধারণকে আল্লাহর সন্তান বলছে । আর সন্তানও পুত্র-সন্তান নয় কন্যা-সন্তান; যদিও তারা নিজেদের 
কন্যা-সন্তান হওয়াকে অত্যন্ত লজ্জা ও শরমের ব্যাপার বলে মনে করে! ফেরেশতাগণকে তারা দেবী বলে মনে 
করে তাদের নারী-ূর্তি বানিয়ে রেখেছে। সেগুলোকে মেয়েদের পোশাক ও অলংকারও পরিয়ে দিয়েছে। আর 
তারা বলছে -এরা সব আল্লাহর কন্যা । তারা তাদের পৃঁজা-উপাসনা করে, তাদেরই নিকট নিজেদের মনোবাঞ্ছা 
পেশ করে ও পূর্ণ করতে বলে কিন্তু ফেরেশতারা যে স্ত্রীলোক এ কথা তারা কেমন করে জানতে পারলো? 


এসব মূর্থতামূলক আকীদা ও আচরণ সম্পর্কে তাদের ভুল ধরিয়ে দিলে তার নিজেদের তকদীরের দোষ বলে 
অভিযোগ তোলে । বলে, আল্লাহ যদি আমাদের এ কাজ পছন্দ না-ই করেন, তাহলে আমরা এ মূর্তিগুলোর পূজা 
হি যদিও আল্লাহ কোনটা পছন্দ করেন, কোনটা করেন না, তা জানবার একমাত্র 
, উপায় হচ্ছে আল্লাহর কিতাব। আল্লাহর প্রাকৃতিক বিধান অনুযায়ী মানুষ যেসব কাজ করে তা দ্বারা এ জানা যায় 
না। এ বিধানের অধীন তো কেবল মূর্তি-পূজাই নয়, চুরি, ডাকাতি, জ্রেনা-ব্যভিচার, নরহত্যা ও লুঠতরাজ সব 
কিছুই অনুষ্ঠিত হতে পারছে। কিন্তু তাই বলে দুনিয়ায় যত অন্যায় অনুষ্ঠিত হচ্ছে তা কি সবই জায়েজ বিবেচিত 
হবে? এ শিরক কাজের অনুকূলে এহেন ভুল দলীল ছাড়া আরো কোন সম্পদ আছে নাকি জিজ্ঞাসা করলে জবাবে " 
তারা বলে- 'বাপ-দাদার কাল হতেই তো এ কাজ এমনিডাবেই হয়ে আসছে'। এর অর্থ দাড়ায় এই যে, বাপ- 
দাদার কাল হতে চলে আসাই বুঝি কোন ধর্মমতের সত্য ও নির্ভুল হওয়ার দলীল! অথচ তারা যে হযরত . 
ইবরাহীমের আঃ)-এর বংশধর হওয়ার কথা বলে গৌরব ও অহংকার করে, তিনি তো বাপ-দাদার কাল হতে চলে 
আসা ধর্মমতের উপর লাথি মেরে ঘর হতে বের হয়ে গিয়েছিলেন। তিনি পূর্ব-পুরুযষদের এমন অন্ধ অনুসরণকে- 
যার স্বপক্ষে কোন যুক্তিসংগত দলীল নেই- প্রত্যাখ্যান করেছিলেন। তা সত্বেও তারা যদি বাপ-দাদার ধর্মেরই 
অনুসরণ করতে চায়, তাহলেও সব চাইতে সম্মানিত পূর্ব-পুরুষ হচ্ছেন হযরত ইবরাহীম ও হযরত ইসমাইল 
(আঃ), তাঁদেরকে বাদ দিয়ে তারা এহেন মূর্খ ও অজ্ঞ পূর্ব-পুরুযদের অনুসরণ করতে শুরু করলো কোন কারণে? 


NANA SANNA NAN NANA NN NN NAN A NN 


আল্লাহর সাথে সাথে অন্যরাও ইবাদত পাবার যোগ্য এ কথা কোন নবী এবং আল্লাহর তরফ হতে আসা কোন 
কিতাব শিক্ষা দিয়েছেন কিনা এ কথা জিজ্ঞাসা করা হলে তারা খৃষ্টানদের ধর্মনীতিকে দলীল হিসাবে পেশ করে; 
বলে, তারা তো মরিয়ম-পুত্র ঈসাকে আল্লাহর পুত্র বলে মেনে নিয়েছে ও তার পূজা করেছে! অথচ কোন নবীর 
উম্মতের লোকেরা কোন শিরক করেছে কিনা এ কথা জিজ্ঞাস্য ছিল না; জিজ্ঞাস্য ছিল কোন নবী নিজে এইরূপ 
করতে বলেছেন কিনা?......... মরিয়ম-পুত্র হযরত ঈসা (আঃ) কি বলেছিলেন যে, আমি আল্লাহর পুত্র আর 
তোমরা আমার ইবাদত কর? বস্তুতঃ তিনি নিজে তো সেই শিক্ষাই দিয়েছিলেন যা দুনিয়ার প্রত্যেক নবী শিক্ষা 
দিয়েছেন। তিনি তো বলেছিলেন, “আমার রব ও আল্লাহ তোমাদের রব ও আল্লাহ । তোমরা তারই ইবাদত কর'। 


RI SSA NA S 


RAY 


ACA ALAA AALAND ভুত 


সুরা আহ্‌ যুখরুফ ৪৩ র্‌ ১৯৩ পারা ২৫ 
NON OSES ONENESS EN ANE NEN ENON EN ENON ON EN ENE NEN EN EN LN EN ON GN GN IN GN IN NN NIN WN NNO NO | SS PSS SP 3 


~~ 


এ লোকেরা হযরত মুহাম্মদ (সঃ)-কে আল্লাহর রসূপ বলে মানতে প্রস্তুত নয় শুধু এ কারণে যে, তার নিকট 
ধনমাল, ক্ষমতা, সরকার, সম্মান ইত্যাদি কিছুই নেই ৷ তারা বলে, আমাদের মধ্যে হতে কাকেও যদি আল্লাহ নবী . 
বা রসূল বানাতে চাইতেন, তাহলে আমাদের মন্ধাও তায়েফ এ দুটো শহরের বড়লোকদের মধ্য হতে কাকেও 
বানাতে পারতেন । ফিরাউনও ঠিক এ কারণেই হযরত মূসা (আঃ)-কে হীন ও নগণ্য মনে করেছিল । বলেছিল ঃ 
“আসমানের বাদশাহ যদি আমি- এই যমীনের বাদশাহর নিকট কোন দুত পাঠাতেন, তাহলে তাকে সোনার 
কংকন পরিয়ে ফেরেশতাদের একটা বাহিনীর পাহারাদারীতে পাঠাতেন। ..... এ ফকির ব্যক্তি কোথা হতে এসে 

. দাড়াল? যাবতীয় সম্মান ও মর্যাদার অধিকারী তো আমি, কেননা বাদশাহী আমার ! আর নীল নদের স্রোত-প্রবাহ 
আমারই অধীন চলছে। এ ব্যক্তির না আছে কোন ধন-সম্পদ, না ক্ষমতা-সার্বভৌমত্; সে আমার মুকাবিলায় 
প্রতিদন্দী হয়ে দাড়াতে পারে কোন হিসাবে?' - 


এমন ভাবে কাফেরদের এক একটা জাহেলী কথার তীব্র সমালোচনো করা হয়েছে, এবং তার যুক্তিপূর্ণ ও বলিষ্ঠ 
জবাবও দেয়া হয়েছে। অতঃপর স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, না আল্লাহর কোন সন্তান আছে, না আসমানের খোদা 
ও যমীনের আল্লাহ স্বতন্ত্রভাবে দুজন! জেনে বুঝে যারা গোমরাহীর পথে চলে তাদেরকে আল্লাহ শাস্তি হতে রক্ষা 
করতে পারে এমন কোন শাফায়াতকারীও কোথাও নেই । আল্লাহর কোন সন্তান হবে, এ হতে আল্লাহর মহান সত্তা 
পবিত্র । তিনি একাকীই সমগ্র জগতের একক আল্লাহ। তিনি ছাড়া আর সকলেই এবং সবকিছুই তার বান্দাহ। 

আল্লাহর রুবুবিয়াতের গুণাবলী ও ক্ষমতা-ইখতিয়ারেও কেউ শরীক নেই। তার নিকট শাফায়াত করতে পারে কেবল 
সেই যে নিজে সত্যপন্থী; করতে পারে কেবল তাদের জন্য, যারা দুনিয়ায় সত্য পথ অবলম্বন করে চলেছে। 


NEO OOOO EEE ০৬ ০০০০০০৯০৬০২ ৬৬০০২ ৬৬৬ 
সস a SSSA SSA SSSA SS SSSA ISAS SAS SSSI SSIS SSAA A SSAA ISASS ISA SASA AAS IAS SAIS 


শব্দ-৭/২৫ 


সূরা আয্‌ যুখরুফ ৪৩ 


826,89৮ 2০ 


১০ ১১৯১) 8০৯ (৩) 


রর 
অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর লামে(শুরু করছি) 


নি es 3) & ০৪ ১১ +3) ৩ 


রুকুঃ১ 

১. হা মীম। 

২. এই সুস্পষ্ট কিতাবের শপথ! 

৩. আমরা উহাকে আরবী ভাষায় কিতাব বানিয়েছি, যেন তোমরা তা বুঝতে পার১। 

৪. আর আসলে উহা উম্মুল কিছ্তাবে২ সুপ্রতিষ্ঠিত । আমাদের নিকট তা অতীব উচ্চ মর্যাদার ও যুক্তিপূর্ণ কথায় 


ভরপুর কিতাব । 


৯৮772 রা শশা লুল সস 

১. কুরআন মজীদের শপথ এই কথার উপর করা হয়েছে যে,-এই কিতাবের রচয়িতা আমি, মুহাম্মদ (সঃ) নই। 
এবং কসম খাওয়ার জন্যে কুরআন মজীদের যে গুনটি নির্বাচন করা হয়েছে তা হচ্ছেঃ- এ গ্রন্থ সুস্পষ্ট । 
কুরআন আল্লাহর কালাম হওয়া সম্পর্কে কুরআনের এই গুণ উল্লেখ সহ (কুরআনের কসম খাওয়া) স্বতঃই 
এই অর্থ প্রকাশ করে যে হে লোকসকল, এই উম্মুক্ত কিতাব তোমাদের সামনেই বর্তমান , চোখ খুলে 
তোমরা তা দেখ ; এই কিতাবের বিষয়বস্তু এর শিক্ষা, এর ভাষা- সমস্ত জিনিসই এ সত্যের সুস্পষ্ট সাক্ষ্য 
দান করছে যেঃ এর রচয়িতা বিশ্বপ্রভুআল্লাহরছাড়া অন্য কেউ হতেই পারে না। 
“উম্মুল কিতাব” এর অর্থ- মূল কিতাব অর্থাৎ সেই কিতাব যা থেকে সকল নবীদের কাছে অবতীর্ণ 
কিতাবসমূহ গৃহীত হয়েছে। সূরা বুরমজে এর জন্যে 'লওহিম মাহফুয’ (সুরক্ষিত ফলক) শব্দ ব্যবহৃত হয়েছে 
অর্থাৎ এরূপ ফলক যার লেখা কখনো লুপ্ত হতে পারে না, এবং যা সব রকমের হস্তক্ষেপ থেকে নিরাপদ । 


সূরা আহ্‌ যুখরুফ ৪৩ ১৯৫ পারা ২৫ 


মতান্তরে 


৯ 


EAN NNN NAN NN ANN NANNERL NN CEN NS 


০৬ ৯ ৯ ৬ ৭৯ ৯ 


চি 


hfe fe IIASA PAPA AIA SAI PAPAS IAPS ASAP ASAIASAS 


৩ ৬৩ LI 


০ 
লোক মনা হা যা) প্রত্যাহার 


৫2 


ে LIN 3১ (৩ চি 
পূর্ববতীদের মধ্যে ** লিবী 


্ভ 
তারা ছিল 
সাথে 


ন Cd ভর্তা 2৮2 
(৮৮০5 ৮৮৮৫ ৮৪5 
অতীত এবং শক্তিতে তাদের মধ্যকার (যারা ছিল) 


রি 5 bel 
2 


৯) ৫ 20 A385) 02০ 
আকাশমন্ডপি সৃষ্টি করেছেন কে পূর্ববতীদের পে 


৫. এখন কি আমরা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তোমাদের নিকট ইহা পাঠানো বন্ধ করে দিব শুধু এ জন্যে যে, 
তোমরা সীমালংঘনকারী লোক? 

৬. আগের কালের জাতিগুলোর নিকটও আমরা বারে বারে নবী পাঠিয়েছি। 

৭. এমন কখনো হয়নি যে, কোন নবী তাদের নিকট আসল, আর তারা তাকে বিদ্রুপ ও ঠাট্টা করেনি । 

৮. পরে তাদের মধ্যে যারা অনেক গুণ বেশী শক্তিশালী ছিল, তাদেরকে আমরা ধ্বংস করে দিয়েছি । অতীত জাতি 
সমূহের অবস্থা এমনই চলে গেছে। 

৯. তোমরা যদি এই লোকদের নিকট জিজ্ঞাসা কর যে, পৃথিবী ও আকাশমন্ডলকে কে সৃষ্টি করেছেন, তাহলে তারা 
নিজেরাই বলবে এইগুলিকে সেই প্রবল মহাজ্ঞানী সত্তা আল্লাহ সৃষ্টি করেছেন। 


স১স্স্তিস্তিন্তিত্িজ্তি্তিস্িস্তিম্তিস্তি্তিস্তিজ্ধিম্তস্িস্িস্তিজ্তি্ি্ি মন ্তি্তিব্িন্তিব্তিস্তিম বি ন্তি্্্ম্ি্তম্্িম্ম্তিস্তিস্তিস্তিন্তিস্তিস্পিম্তস্স্তিস্১স্স্তিস্এস্১ন১৯১৯১১৮০১১১০১৮১১১০৭ 


পপ ০০০১১১৮১১৮১১৯৯৯১ রে EAALALALS 


৮৫? CAL ALAA ALLA 


সূরা আম্‌ যুখরুফ ৪৩ ১৯৬ পারা ২৫ 


VN ONAN EN ONENESS AEN EEN ONENESS ENON ENENEDN EDEN ENEN ENE OLN OO ENE ENED ENON ED LN AAP PPA) 


০০৫০০ mde them itt atm rth tn emir hr heh mh tlm nat টি 
মি] Ls 5 তরী ০22 পর্ণ 72 2222 822 রণ পর্প ৩ ৫৬ 
9 
NL Gs ৩৪০০০ AS ৫৫ 
9 | তার মর্ধ্যে তোমাদের বানিয়েছেন ০ তোমাদের বানিয়েছেন রনি 
রে 
বি 
pe রঃ পা sr, ACG 
Al CTY [< 5 
th ee রিল ৩ ০ ৫ ০ ৩১৬৩৬ 
রর আকাশ থেকে | রর (গম্তব্যস্থলের) তোমরা যাতে 
র্‌ | পথ পেতে পার 
রং 
/ Cd ET LA LEA NO ৮৮১৫ 2 4০ 0729৬ 
OL ৬) VS ৫ ৪ ও SNES 
তোমাদের পুনরুখিত এরূপেই ন আমর! অতঃপর 
করা হবে (Rr) আর 297 


93 ভর্তি 052 GE 21209 SE ৩2 


১৬ পিজা Ah জোড়া জোড়া সৃষ্টি করেছেন 
le (জিনিষকে) 


2385 ৬০1১ ৬৩৪ CES £ এ 
1তাদেরপিঠের- উপর তোমরা আরোহণ যার চত্্পদ জন্তু ও নৌযান 
টানতে দার কর (উপর) 
Se এ, ৫ পার পরও ৪ ৩5 


এল ৮৮15) 232৯ 15S লি 


তার উপর টিন যখন তোমাদের রবের অনুগ্রহের তোমরা স্বরণ কর এরপর 
(কথা) 

১০. তিনিই তো তোমাদের জন্যে এই যমীনকে আশ্রয়স্থল বানিয়েছেন এবং উহাতে তোমাদের কল্যাণের জন্যে 
পথ বানিয়ে দিয়েছেন৩ যেন তোমরা নিজেদের গন্তব্যস্থলের পথ পেতে পার। 
১১. যিনি এক বিশেষ পরিমাণে আকাশ হতে পানি বর্ষণ করেছেন এবং তার সাহায্যে মৃত যমীনকে জীবন্ত করে 
তুলেছেন । এমনিভাবে তোমাদেরকেও একদিন যমীন হতে বের করা হবে। 
১২. তিনিই এই সমস্ত জোড়া সৃষ্টি করেছেন, আর তিনিই তোমাদের জন্যে নৌকা ও জন্তু-জানোয়ারকে যানবাহন 
বানিয়েছেন, 
১৩. যেন তোমরা তার পিঠে সওয়ার হতে পার" আর যখন তার পিঠে বসবে, তখন তোমাদের রবের অনুগ্রহ 
স্বরণ কর 


৩. পাহাড় সমূহের মাঝে মাঝে, এবং পার্বত্য অঞ্চলে ও সমতল ভূমিতে প্রাকৃতিক রাস্তা হিসেবে 
আল্লাহতা'আলা পৃথিবীর পৃষ্ঠদেশে নদ-নদী সৃষ্টি করেছেন। মানুষ এসবের সাহায্যে ভুপৃষ্টে বিস্তার লাভ 
করেছে। এর পর আল্লাহতা'আলার অতিরিক্ত অনুগ্রহ তিনি সমগ্র ভুপৃষ্ট একরকম সৃষ্টি করেননি বরং তিনি 
যমীনে নানা রকমের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য-সূচক চিহ্ন সমূহ স্থাপন করেছেন যার সাহায্যে মানুষ বিভিন্ন অঞ্চল 
চিনতে পারে এবং এক এলাকার সংগে অন্য এলাকার পার্থক্য বুঝতে পারে। 


NOS ০ ৯ NS ৬ ৯ ২৬ ২ ২ ২৬ ১৬ ৯ ৯৬ ৯ ৬ ১ ৯ ৯ ৯ ৬ ৭ ৯ ৯ ৯৯ ৯ 


০৯০০৬০১০৬৯৯ জিততে 
৩১ 


৫১৮৫১৫১১৫১০ ৮৯৯৯১১ ৩৯১,৫০৫, ১৮৮১৮১১৯৮১০ LALA ACA ৩১১৮১ 


রা আয্‌ যুখরুফ ৪৩ ১৯৭ পারা ২৫ 


০ 
IBA SAA AAA AAAS IAAP ASPSIARARALASAPDARNARDALPRAADISIRAPDADAARAIPARIISIPNP DS 


NN 


SO 0 


27 পা তা LIF পার্ট ৩৮৮৬ Yl & 


1৮৬ 5 0 ০১৯৫ ৩৪০ 


সাব্যস্ত করেছে এবং রত্যাবর্তনকৃরী অবশ্যই আমদের দিকে নিশ্চয় 
তার। (এ সত্বেও) নী 


টা ০ ১৯৫ 903৯) ও) 117 ব্রি 


Le A [ A 
পুত্ৰদের দিয়ে “ তোমাদেরকে ধন্য অথচ (ফেরেশতা তিনি সৃষ্টি তাহতে গ্রহণ করেছেন ' 
করেছেন দেরকে)কন্যারপে করেন যা তিনি 


চা 
ed 


হয়ে যায় (কন্যাগ্রহণের) ₹” ls le সে আরোপকরে এর বিষয়ে তাদের কাউকে সুসংবাদ যখন অথচ 
দৃষ্টান্ত হিসেবে যা 


OBIE ৬৮৯০৭ ৩৫০৩ ০১৩ ভি 


দেওয়া হয়. 
» ENO be HE AAS LL 2886 তত 
CEN ৩৮ 29 28 5৯ ৯1৯১৮ ০০৫১ 
মধ্যে  প্রতিপালিত করা হয় যাকে কি(আল্লাহ্‌র দি্তগও সে { তার মুখমন্ডল 
“ভাগেসে সন্তান)(হয়েযায়) 


9০) 2 চাচি 5 ১৪৮০১) ৮ রি 2 22৯০ 


৪ 2 বিতত ৭ এবং অলংকারের 


এবং বল. মহান পবিত্র তিনি যিনি আমাদের জন্যে এই জিনিসগুলিকে অধীন- রাশ্রত বানিয়ে 
দিয়েছেন। নতুবা আমরাতো এগুলিকে বশ করতে সক্ষম ছিলাম না। 
১৪. আর একদিন তো আমাদেরকে আমাদের রবের: নিকট ফিরে যেতে হবে। 
১৫. (এ সব কিছু জেনে ও মেনে নেওয়া সত্বেও ) এই লোকেরা তার বান্দাদের মধ্যে হতে কতককে তার অংশ 
মনে করে নিয়েছে । আসল কথা এই যে, মানুষ সুস্পষ্ট ভাবে অকৃতজ্ঞ । 
রাহ কি তার সৃষ্টিক্ল হতে নিজের জন্যে কন্যাদেরই বাছাই করে নিয়েছেন? আর তোমাদেরকে পুত্র- 
সন্তান দিয়ে ধন্য করেছেন? 

১৭. অথচ অবস্থা এই যে, এহেন দয়াবান আল্লাহর সন্তান বলে এর! যাদেরকে বলে, তাদের জন্মের সুসংবাদ যখন 
য়ং এই লোকদের মধ্যে কাকেও দেয়া হয়, তখন ভার মুখে কালিমা ছেয়ে যায়, আর তা দুঃশ্চিন্তায় ভরে যায়। 
১৮. আল্লাহর ভাগে কি সেই সন্তানরা আসল যাদেরকে অলংকারে গ্রতিপালিত কর হয়, আর তর্ক ও বিতর্কে 
নিজেদের বক্তবাও পূর্ণ মাত্রায় স্পষ্ট করে বলতে পারে না) 


২৬ ২ ২ ২২ ২ ২ ২৬ ২৬৯৬৬ ৬৬ ৯২৬ ২৯২৬ 


নি 


১৮. 


সস মতন 


hf Pf PP IAS SSIS SAS SSIS SASSI তি ম্তব্তস্স্স্স্এিস্তিম্তিন্তস্িস্তন্িব্স্ত্এস্বিস্তম্তিস্বিস্তিস্বিস্তিস্১স্তন্তস্তিস্১স্১১৯১১৯১৯১৯১৯৩১৯১৯ 


৮ টি 2 ER 2৫ 


এবং ১৬১১০ রর রি নি তাদের দেহ গঠন তারা৷ প্রত্র্ফ 
করা হবে করেছে 


০৮9 
২১৩১ পি নাই ডি 
ইবাদত করতাম করতেন 


2 w 22৫ lo 
্ 2 (৬ 4 


হবে (তার ৮ 


রাত রড চি 


আমাদের পিত জব নিচ তারা বলে (না) 
পুরুধদেরর্কে বরং 


টিটো 2 


১৯. তারা ফেরেশতাদেরকে- যারা দয়াবান আল্লাহর বিশিষ্ট বান্দা-মেয়ে লোক মনে করে নিয়েছে! তাদের দৈহিক 
গঠন কি তারা দেখে নিয়েছে? তাদের এই সাক্ষ্য লিখে নেয়া হবে এবং সেজন্যে তাদেরকে জবাবদিহি করতে 
হবে। 

২০. এরা বলে রহমান খোদা যদি চাইতেন (যে, আমরা তাদের ইবাদত করব না) তাহলে আমরা কখনই তাদের 
পূজা করতাম না ৪ । এ ব্যাপারের প্রকৃত কথা এরা আদৌ জানেনা । শুধু আন্দাজ-অনুমানের উপর এরা কথা বলে। 
২১. আমরা কি ইতোপূর্বে তাদেরকে কোন কিতাব দিয়েছিলাম (তাদের এই ফেরেশতা- পূজার স্বপক্ষে) যার 
সনদ আছে? তাদের নিকট ? 

২২. না: বরং তারা বলে, আমরা আমাদের বাপ-দাদাকে একটা পন্থার অনুসারী পেয়েছি, আর আমরা তাদেরই 
পদাংক অনুসরণ করে চলেছি। 


৪. তকদীর দ্বারা তারা আপন গোমরাহীর দলীল পেশ করেছিল যা অন্যায়কারীদের সব সময়ের নিয়ম ছিল। 


র্ 
্ৈ 
LC 
৫ 
“ 
“ 
রে 
এ, 
রে 
নে 
” 
রর 
ৈ 
৫ 
A 
রর 
৫ 
“ 
রা 
A 
এ 
৫ 
৫ 
/ 
‘ 
৬, 
‘ 
রে 
ৈ 
৫ 
/ 
৫ 
/ 
রে 
ঞ. 
রে 
/ 
রর 
/ 
“ 
6 
‘A 
A 
KL 
রে 
A 
“ 
/ 
রঃ 
‘ 
‘ 
/ 
/ 
A 
“ 
রং 
#/ 
চে 
“ 
‘ 
৬ 
রং 
লৈ 
রর 
৫ 
‘ 
জং 


না এরপে এবং 


2১4 টিনা 1 


(৪০৩ রি 


1051 র্‌ 3 ৯৫ 4 


বে নি তারা বলত 44৮৮ দশেক নিও 


= ১৮ ০825 222 রি রি 


অতঃপর টি 
দেখ 


লোকেরা এ কথাই বলেছে যে, আমরা আমাদের বাপ-দাদাকে একটি পন্থার অনুসারী পেয়েছি, আর আমরা 

তাদেরই পদাংক অনুসরণ করে চলছি। 

২৪. প্রত্যেক নবীই তাদেরকে জিজ্ঞাসা করেছে, আমি যদি তোমাদের বাপ-দাদার চলার পথ হতেও অধিক নির্ভুল 
" পথ দেখাই তাহলেও তোমরা কি সেই নির্মিত পথেই চলবে? তারা সব নবী-রসূলকে এ জবাবই দিয়েছে যে, যে 

দ্বীনের দিকে আহ্বান জানাবার জন্যে তোমরা প্রেরিত হয়েছ, আমর! তার প্রতি (অস্বীকার কারী) কাফের 

২৫, শেষ পর্যন্ত আমরা তাদের উপর প্রতিশোধ নিয়েছি। আর দেখ অমান্যকারীদের পরিণাম কত মর্মান্তিক হয়ে 

থাকে। 


নিন... ৫.৫... 


Ny 
4. 
ৈঃ 
/ 
“ 
/. 
৫ 
ৈ 
+” 
ce 
/. 
মে 
/ 
‘A 
৬. 
”/ 
রদ 
রি 
“ 
রে 
“ 
শী 
KC 
/ 
৫ 
/ 
রম 
[4 
৫ 
« 
/ 
A 
‘A 
রে 
রা 
« 
+” 
/ 
্&ৈ 
‘A 
/ 
/ 
রঃ 
/ 
‘A 
/ 
৫ 
্ৈ 
রা 
রে 
রে 
+. 
// 
+. 
রদ 
রঃ 
A 
€ 
৫ 
রে 
রং 
/ 
+” 
“ 
টৈ 
৮৫ 
৫ 
রর 
্ে 
৫ 
রন 


কিনতু 
(এবাদত করি) যার 


০৯ ১ ৬ ৬ ৯ ৬ ৬ ২৬ ১৬৯ ৬ ৯ 


টিন 2৮ পা ০ পর্ণ ৩ পা | 

১ বি oo Ed এ পার পার্ট ৫৫৫৯ 

= ১0 2 ৪৩৯ 5 869 ৬১৪০০ 6 

মধ্যে অক্ষয় একটি বানী এন এবং আমাকে পথদেখাবেন রং 
রঃ Dey হিসেবে গত নিশ্চয় jy 

রা শে 2 সপ সি 2্ট 3299 চা 

(4 
5৮৯5৯ cae ( © OT ৭০১০০ 
ও তাদেরকে আমি ভোগের বরং প্রত্যাবর্তন করে ভারা যেন তার পরবতীদের 
তি 

EA G22 ES SAAN A 33 A JAANE Mr 

৬ ৬০ শর্ত Fa 

৬ 5 ০১৯ 055 উস > ৮2০ 

যখন এবং সাপ এবং প্রকৃত সত্য এসেছে ' অবশেয়ে তাদের পূর্বপুরুষদেরকে 


২৬. স্মরণ কর সেই সময়ের কথা, যখন ইবরাহীম তার পিতা ও তার জাতির লোকদেরকে বলেছিল তোমরা 
যাদের বন্দেগী কর তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই, 

২৭.আমার সম্পর্ক কেবল মাত্র তাঁর সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তিনিই আমাকে পথ দেখাবেন। 

২৮. আর ইবরাহীম এই কথাটি তার পরে তার সন্তানদের মাঝে রেখে গেল, যেন তারা তাঁর দিকে ফিরে আসে ৷ 
২৯. (তা সত্বেও যখন তারা অন্যদের বন্দেগী করতে লাগল, তখন আমি তাদেরকে খতম করে দেইনি,) বরং আমি 
তাদেরকে ও তাদের বাপ-দাদাকে জীবনের সামগ্রী দিতে থাকলাম; শেষ পর্যন্ত তাদের নিকট প্রকৃত সত্য এবং 


" সুস্পষ্ট ব্যাখ্যাদানকারী রসূল আসল । 
৩০. কিন্তু সেই সত্য যখন তাদের নিকট আসল তখন তারা বলে দিল ইহা তো 'যাদু', আর আমরা এ মেনে 


নিতে অস্বীকার করছি। 
৫. অর্থাৎ যখনই সত্যপথ থেকে তারা স্থলিত হয়, এই কলেমা (বাণী) তাদের পথ দেখানোর জন্যে মওজুদ 
থাকে এবং তারা এরই দিকে ফিরে আসে । এই ঘটনাটি কুরাইশ কাফেরদের লজ্জা দেবার জন্যে বর্ণনা করা 
হয়েছে যে-তোমরা পূর্ব পুরুষকে অনুসরনের নীতি গ্রহণ করলেও এর জন্যে নিজেদের উত্তম পিতৃপুরচ্য 
ইবরাহীম ও ইসমাঈল (আঃ)-কে ত্যাগ করে নিজেদের নিকৃষ্টতম পিতৃপুরুষদের মনোনীত করছো। 

শু 


LALA ARAL 


০ ০ ০ ৬ ৬ ৬ ২ ২ ২ ৬ ২৬ ৯৯ ১৬ ৬ ২ ৭৬ ANE NAN ORO ৯৬ NN 


A 
রা 
৫ 
রে 
৫ 
ৈ 
/ 
LA 
A 
/ 
A 
ৈ 
রং 
সে 
“ 
৫ 
‘ 
“ 
- 
রে 


বিএ 


4 


মধ্যহতে ব্যক্তির 


এ পারি পা Ass 2 so 


82 08 ও 


“বন্টন করে ০৮৮ বল) 


(দয়া-করুণা) 


তারা 


মর্ঘ্যে তাদের জীবিকা সামি 


তা 


ASIAN Ld RIC 
৪ ৬৯ ৬ ০০০ ৩৬) 


তারা জমা করছে ডি উত্তম 


৩১. তারা বলে, এই কুরআন উভয় শহরের বড় লোকদের মধ্য হতে কারো উপর নাযিল হল না কেন৬? 
৩২.তোমার রবের" রহমতের বন্টনকার্য এরা করে নাকি? দুনিয়ার জীবনে তাদের জীবন-যাপন সামগ্রী তো 
আমরাই তাদের মধ্যে বন্টন করেছি, আর তাদের মধ্যে কিছু লোককে অপর কিছু লোকের উপর আমরাই প্রাধান্য 
দিয়েছি, যেন এরা পরস্পর হতে কাজ নিতে পারে । আর তোমার 'রবের রহমত (অর্থাৎ নবুয়্যত) সেই ধণ-সম্পদ 
হতে অধিক মূল্যবান যা (তাদের ধনবানরা ) দুই হাতে সংগ্রহ করছে। 


‘৬. দুটি শহর অর্থাৎ মক্কা ও তায়েফ । কাফেরদের বক্তব্য ছিলো যদি সত্য সত্যই আল্লাহর কোন রসূল পাঠানোর 
প্রয়োজন হতো এবং তিনি তার উপর কোন কিতাব নাযিল করার ইচ্ছা করতেন তবে কেনত্রীয় শহর দুটির 
মধ্যে থেকে কোন বড়লোককে অবশ্য এজন্যে তিনি মনোনীত করতেন। 


০(০05 


5 5555555559598855522222855555 5 ১১১১১ 


সূরা আহ্‌ যুখরুফ ৪৩ ২০২ পারা ২৫ 


সি সি ৭ পি ৯ ৬ ৯ ৯ ৬ 


-ুইইইলীলললঁঁটাইঁীঁলীশ্বাহল্্ইীইশ্লুইলল র্ললশঁলউ্ল 
১২০১২: ১১১১২১১১২১১ 


টি 


৬ €- 
Ex 
রড 
এ 
5৯ 
শু 


পা 2 ভে ভি হে = a) 2 * ৮৯৮ এ নি ও 
যার উপর Ee ও নেভি নে ছাদসমূহকে বি দয়াময়কে অস্বীকার করে” 


CASRN ২৬ ৯ 


এরা 6030 


যার উপর আসন সমূহকে ও দরজাসমূহকে এ তা ও 


২1 2 বের পার্ট এ রর 
52) EE ৬১১৫৪ ৩১১, (2 55 


রও নয় এবং সোনার (রূপা) হেলান 
RS a চা মা 

5) CCI RAD AGA 725 27172 
রে রী তে ৬ ঞ Ld রি } লি ৬ 
৩০ ১০ ০৮১ ১৬০ WE ৪১৯১১ ১৬৩ 
যে এবং ET তোমার রবের কাছে পরকালই আর দুনিয়ার 

(নিদিষ্ট) 

AAS Le 124 পর্ণ নি 15৫ E) 25৮ ০০৫৫ 


- 


NANA NNN NAN aN aN aN ANS AN ADs 0: ৯ ২৬ ২ ৬ ৬ ১২ ৯ 


তার জন্যে 
১ শয়তানকে রসি দয়াময়ের স্মরণ হতে বিমুখ হয় 
552 [2 
© ry 


৩৩-৩৫. সব লোক একই নীতির অনুসারী হয়ে যাবে- এ আশংকা না হলে আমরা দয়াময় 
আল্লাহর 
অমান্যকারীদের ঘরের ছাদ ও তার সিড়িগুলি- যার সাহায্যে তারা নিজেদের বালাখানাসমূহে আরোহণ করে, আর 
TE ET CE 
শুধু দুনিয়ার জীবনের জীবিকা ও সামগ্রী । আর পরকাল তোমার রবের' নিকট কেবলমাত্র 
লোকদের জন্যে নির্দিষ্ট । 2 
$8 
৩৬. যে ব্যক্তি রহমানের স্মরণ হতে গাফিল হয়ে জীবন-যাপন করে আমরা তার উপর এক শয়তান চাপিয়ে দেই 
তা তার সংগী-সাথী হয়ে যায়। | 


SANNA NE NNN NN NN CS EN ON Ne 


সি ০৯৯৬ 


hhh Aff LAA AAA AAAS তত তত তত তু বু ০০০২০০২০৬৫২ 


টি PALES 
৩৯৪ 


তারা মনে করে 


৫ 5! ৩ 06 চিলি 151 EL তি রা 


৫৮ 


২ 2৬৩ 0 ৩৬ ১ ও 


তোমাকে ভীঁঠয়ে নেইআমরা যদি সুতরাং 


ঢা রগ 
© One ৮৪৪ 


প্রতিশোধ গ্রহণকারী তাদের হতে ও 
(অর্থাৎ শাস্তি দিব) 


৩৭, এই শয়তানেরা এই লোকেদেরকে হেদায়াতের পথে আসতে বাধা দেয় । আর তারা নিজেরা মনে করে যে, 

আমরা ঠিক পথেই চলছি। 

৩৮-শেষ পর্যন্ত এই ব্যক্তি যখন আমাদের নিকট পৌছিবে, তখন নিজের শয়তানকে বলবেঃ হায়, তোর ও আমার 

মাঝে যদি পূর্ব ও পশ্চিমের দূরত্ব হত! তুই তো নিকষ্টতম সাথী প্রমাণিত হলি! 

৩৯. তখন সেই লোকদেরকে বলা হবে- তোমরা যখন যুল্ম করেই বসেছ, তখন আজ তোমার ও তোমাদের 
শয়তানদের একই আযাবে নিমজ্জিত হওয়া তোমাদের জন্যে কোন কল্যাণ দিতে পারবে না। এর অর্থ 
এও হতে পারে “ আজ তোমাদের এই অনুতাপ তোমাদের কোন কাজে আসবে না। যেহেতু তোমরা 
সীমালংঘন করেছ। তাই তোমরা সকলেই শাস্তিতে শরীক হবে।” 

৪০. হে নবী, তুমি কি এখন বধির লোকদেরকে শুনাবে? কিংবা অন্ধ ও সুস্পষ্ট গোমরাহীতে লিপ্ত লোকদেরকে 

৪১-৪২, এখন তো আমরা এদেরকে অবশ্যই শাস্তি দান করব, তোমাকে দুনিয়া হতে তুলে নিলেও, 


251 3d এল 
৬০৯ 2১ 21 


তোমাকে দেখহ অথবা 
আমরা 


FE ৫5৫ 


কিংবা তোমাকে তাদের জন্যে ওয়াদা করা সেই পরিণাম প্রত্যক্ষভাবে দেখিয়ে দিলেও; তাদের উপর আমাদের 
পূর্ণ ক্ষমতা বিদ্যমান। 

৪৩. অবস্থা যাই হোক, তুমি এই কিতাবকে. শক্ত করে ধরে থাক যা অহীর মাধ্যমে তোমার নিকট পাঠানো 
হয়েছে। তুমি নিঃসন্দেহে সঠিক পথের পথিক হয়ে আছ। 

88. প্রকৃত কথা এই যে এ কিতাব তোমার জন্যে এবং তোমার জাতির জন্যে অতি বড় মর্যাদার বিষয়। আর অতি 
শীঘ্রই তোমাদেরকে এর জন্যে জবাবদিহী করতে হবে৭। 


৭. অর্থাৎ কোন ব্যক্তির পক্ষে এর থেকে বড় কোন সৌভাগ্য হতে পারেনা যে, সমগ্র মানুষের মধ্যে থেকে 
আল্লাহ তাকে নিজ কিতাব অবতীর্ণ করার জন্যে মনোনীত করেন । এবং কোন জাতির পক্ষেও এর থেকে 
বড় কোন সৌভাগ্যের কল্পনা করা যেতে পারে না যে, দুনিয়ার অন্য সব জাতিকে ত্যাগ করে 
আল্লাহতা'আলা তাদের মধ্যে নিজের নবী পয়দা করেন এবং তাদের ভাষায় নিজ কিতাব নাযিল করেন 
এবং তাদেরকে দুনিয়ার মধ্যে এলাহী কালামের বাহকরূপে উত্থিত হবার সুযোগ দান করেন। যদি কুরাইশ 
এবং আরববাসীদের এই মহা সম্মানের অনুভূতি না থাকে এবং তারা যদি এর অমর্যাদা করতে চায় তবে 
এমন এক সময় আসবে যখন তাদেরকে এর জন্যে অবশ্যই জবাবদিহি করতে হবে । 


স্এিসিএশি১০০০৯০ ৯১ তত তত 


সূরা আয্‌ যুখরুফ ৪৩ ২০৫ 


৯ ul 
মধ্য তোমার পূর্বে আমরা যাদ্রেকে জিজ্ঞেস কর. এবং 
টি বের 15৫ ৮2৮৩৫ 
৪৪) ৬৯9 95১ 2 ৬৩ 
ইবাদত করা (অন্যকোন). দয়াময় ব্যতীত আমরা নির্দিষ্ট করেছি 
হবে (যার) ইলাহকে কি 


৩১৯ 4) El ৩৮ CUMS এ 
নিদর্শনাবলীসহ 


SVN NNN Nn SE 


SUS 2A পর্ণ ৩ > £ ভে 22 
৮ ৩5৪8৩ ৩৪ By El & রত 
তাদের দেখাই না। এবং রর তা হতে 5 ভূত 


AARP DEN CEA ৮ ৮ ৰথ Gu 
৩৫৩ LEAS | 25) পু 


শান্তি দিয়ে স্পেস 2 পপর ক তা এছাড়া নিদর্শন কোন: 


৪৫.তোমার পূর্বে আমরা যত রসূল পাঠিয়েছি তাদের সকলের নিকট জিজ্ঞাসা করে দেখ, আমরা হি. দয়াময় আল্লাহ 
১১8 তাদের বন্দেগী করতে হবে”? 

8৫ 
৪৬. আমরা মুসাকে আমার নিদর্শনসমূহ সহ ফেরাউন ও তার রাজন্যবর্গের নিকট পাঠিয়েছি। আর সে যেয়ে 
বলল আমি রাব্বুল আ'লামীনের রসূল । 
৪৭. পরে যখন সে আমার নিদর্শনসমূহ তাদের সামনে পেশ করল তখন তারা ঠাট্টা-বিদ্রুপ করতে লাগল.। 
৪৮. আমরা তাদের সামনে একের পর এক নিদর্শন পেশ করতে থাকলাম যার প্রত্যেকটি পূর্বটির অপেক্ষা অধিক 
তেজন্বী ও জোরদার ছিল । আর আমরা তাদেরকে আযাবে পাকড়াও করে নিলাম, যেন তারা নিজেদের আচরণ 
হতে বিরত হয়। 


সি ২৬ ৬ ২৬ Nf fe ৬ ৯৯৯ ৬ ৬৭১ ২ ৭ ৬ ২৬ ২৬৬ NON ON ON ON ON ON 
CN 
Ae) 
HR 
ডি 
ৰ 


৮. STS COT AT UC 


YASS 


7) 
2. 
রা 
4 
্ 
& 
A 
শি 
/ 
৬ 
€ 
রঃ 
'/ 
2 
টা 
1 
2 
/ 
A 
টে 
4. 
টে 
টা 
2 
+, 
/. 
রে 
টা 
2 
/ 
্ঃ 
্ 
+ 
2. 
/ 
টে 
2, 
? 
্ৈ 
টা 
৫. 
্ৈ 
্ 
'/. 
2, 
“ 
টে 
/ 
টা 
2, 
2 
টা 
'/ 
/ 
fb 
4‘. 
0. 
রে 
/ 
রে 
+. 
টা 
রে 
1 
? 
্ 
'/, 
/, 
+, 
রে 
/, 
oe 


সিসি তত ২৯০১০১০৯০১০১০১৫১৩১০১০১৫১০১৫১০১০১০০ 


সূরা আয্‌ যুখরুফ ৪৩ ২০৬ পারা ২ 


4৩টি বর এরি এর কর রি রি রি 
4 


(2 A 
৬ us 
; 
ৈ 
কু 
টির ৫৪৩৪ 
4, রর (€৭) ৩৬৩৫৬ টি 5 + 
AE ০০২ চিত হেদায়াত প্রাপ্ত হব অবশ্যই রি তোমাকে প্দমর্যদা তারভি্তিতে 
দিয়েছেন যা 
রন 
| -£ 2৮৩৯ ॥ (৮ ৮ ATA / ৭71 2724 
নে ন ‘oe ক রর 
রর Oe (৪১ ১০ ৩১১৩৪ ৫ 12 co (৮৫৮ | 
2 ( ) এবং ওয়াদা ভঙ্গ করে তারা শাত্তি তাদের হতে Y 
ঘোষণা করল 
রর 30222 রি 28 3 A BAL IAN Air i 22, 24 ৰ 
৬ ৬ ৫ 
$542 5৮০৪ Sls ৫১০১৯ UU 4৮৩ 
এই এবং মিসরে বাদশাহী আমারই নয়কি জাতি হে সেবলল তার জাতির মধ্যে | 
্ৈ [মার রর 
4 পারে ঠা 5 পাও LIE OAL ঠিরুর2 ANE) 218৫7221222 / 
্ৈ ৯৯ * bad ৩৬ চে /. 
মি 121 © 55৮৪9 ৯৬ ৩৪০ ৩৪ ৬১০ ১৪১১ | 
(ছি) অথবা ভোমরা দেখতে তবেকি . আমার অধীনে প্রবাহিত হয় নদীখালগুলো | 
্ (নাকি) /. 
232 Band AL B32 ASI 2 oh 21 2w ভর A 
“ rd w রত ক ৮, 
স্পষ্ট বর্ণনা প্রায় না এবং টু সে এমন অপেক্ষা ্ 
র্‌ পারে(কথা) ইীন-লাহিত (রন) (মূসার) Ys 
“ hy 
4 VA 
‘A ঢ এ 
/ টি রর 
ৈ IV 
| ৪৯. প্রত্যেকটি আযাবের সময়ই তারা বলতঃ 'হে যাদুকর! তোমার রবের নিকট হতে তুমি যে পদমর্যাদা লাভ | 
| করেছ, তার জোরে তুমি আমাদের জন্যে তার নিকট দো'আ কর, আমরা নিশ্চয় হেদায়াত প্রাপ্ত হব'। A 
| ৫০. কিন্তু যখনই আমরা তাদের উপর হতে আযাব দূর করে দিতাম তখন তারা নিজেদের ওয়াদা ভঙ্গ করত । j 
রর ৫১. একদিন ফেরাউন নিজের জাতির লোকজনের মাঝে চিৎকার করে বলল.“ হে জনগণ! মিশরের বাদশাহী কি | 
| আমার জন্যে নির্দিষ্ট নয় ? আর এই খালগুলি কি আমারই অধীনে প্রবাহিত হচ্ছে নলা! তোমরা কি এ দেখতে | 
রর পাওনা? fh 
(|, ৫২. আমি কি ভাল মানুষ, না এই ব্যক্তি, যে হীন ও লাঙ্িত ? যে নিজের কথাটিও স্পষ্ট করে বলতে সক্ষম নয়। [RA 
রদ 
র 
DD +” 
/ “ 
১ “ 
) 4, 
১৪ "ইনি 
টা ্ 
্ৈ রা 
55555599984 


বরা আয্‌ যুখরুফ ৪৩ ২০৭ পারা ২৫ 


০১১ 


4০০ দা DS ১2 কি ৫০55 HS 


তার সাথে বা % সোনার কাঁকনগুলো রী নাযিল করা না তবে কেন 
নেহি হল .. 
নি 22 রুপ ইবির গা 
৮৮৯৮ ৪৩:৪৩ স্পা 
কেতারা তখন ine সে এভাবে ফেরেশতারা ' 
হৃত বুদ্ধি করেদিল / 
tC পু (৫৩ রর রে 1 ৮ 2 2 
রি ৬০ 1৯৯ 19) ্ 
54৭ রে অতঃপর পাপাচারী, লোক ছিলি তারা নিশ্চয় 
করল যখন 
টি 22 27717 2 28122 252 
555 (1 ১ 69 ৩৯৩৯ ESE 44 
(শিক্ষার) ও অগ্রগামী তাদেরকে আমরা. সকলকেই তাদেরকে আমরা তখন তাদের থেকে 
(ইতিহাস) বানালাম এরপর - ভুবিয়ে ছিলাম 
€ Pll, টি 1 5৩৫ 
পরবর্তীদের জন্যে 


৫৩. তার উপর স্বর্ণের কাঁকন নাযিল করা হয়নি কেন? কিংবা ফেরেশতাদের একটি বাহিনী তার পাহারাদারীতেই 

বা আসল না কেন?” | 

৫৪. সে নিজের জাতির লোকদেরকে সামান্য মনে করেছিল। এর আরও একটি অর্থ হল- সে নিজের জাতির 
লোকদেরকে হতবুদ্ধি ক্রে দিল। আর তারা এর কথাই মেনে নিল । আসলেই তারা ছিল ফাসেক লোক৯। 

৫৫. শেষ পর্যন্ত তারা যখ্রন্ন আমাদেরকে ক্রুদ্ধ করে দিল, তখন আমরা তাদের উপর প্রতিশোধ নিলাম এবং ' 

তাদের সকলকে ডুবিয়ে স্মরলাম, | 

৫৬. আর পরবর্তীকালে লোকদের জন্যে তাদেরকে অ্রগামী ও শিক্ষার দৃষ্টান্ত বানিয়ে রাখলাম। 


৯. এই সংক্ষিপ্ত বাক্যে এক অতি বড় সত্যের বর্ণনা করা হয়েছে। যখন কোন দেশে কোন ব্যক্তি নিজের 
নিরংকুশ স্বেচ্ছাচারিতা চালাবার চেষ্টা করে,-সেই উদ্দেশ্যে খোলাখুলি সব রকমের অপকৌশল চালাতে 
থাকে, সব রকমের ধোঁকা, প্রতারণা ও দাগাবাজি অবলম্বনে কার্যসিদ্ধি করতে চায়, খোলা বাজারে মানুষের 
বিবেক কেনা-বেচার কারবার চালাতে থাকে এবং যারা বিজ্রীত হতে স্বীকৃত না হয়- তাদেরকে কুষ্ঠাহীন ও 
নির্মম ভাবে দলিত ও পিষ্ট করতে থাকে তখন-মুখে সে একথা না বললেও নিজের কাজের মাধ্যমে সে 
স্পষ্টরূপে এ কথা প্রকাশ করে যে সে প্রকৃত পক্ষে সেই দেশবাসীদেরকে জ্ঞান-বুদ্ধি, চরিত্র ও পুরুষত্বের 

দিক দিয়ে লঘু মনে করে এবং তাদের সম্পর্কে সে এই অভিমত স্থির করেছে যে- এই নির্বোধ, বিবেকহীন, 

ভীরু লোকদের আমি যে দিকে ইচ্ছাকরি হাকিয়ে নিয়ে যেতে পারব। এর পর যদি তার এই চেষ্টা সফল হয় 
এবং দেশের অধিবাসীরা তার হাত-বাঁধা গোলাম বনে যায় তবে তারা নিজেদের কাজের ছারা প্রমাণ করে 
দেয় যে, সেই নাপাক ব্যক্তিটি তাদের সম্পর্কে যেরূপ ভেবে ছিল বাস্তবিকই তারা তাই । আর .এই 
অপমানকর অবস্থায় তাদের পতিত হবার মূল কারণ হচ্ছে -তারা আসলে সব ফাসেক লোক । 


সে ব্যিহ্তি্িব্তি বিন্যস্ত বন্দি সিস্িস্১স্্স্বিস্৯৯৩১১৯১স১৯১৯১১১৯১১০০০০০৯১০০১৯১১১৯১১৯৯৯১১৮ 


AA ACA A CO A AA AS ব্রি ব্রি ব্যতিক্রম ব্য ব্স্িস্বস্িস্খিসসকিব বি স০্সপুস্০১০০০০০০০০০১০১০স্শসিশস্০পশ০বশ০খুগিি সি িসিিবুি IA PIAA INIA IAA 6S 


) 
রং 
ৈ 
তি 
রে 
‘ 
রে 
‘ 
রে 
AL 
‘ 
A 
/ 
কি 
“ 
“ 
A 
“ 
“ 
‘. 
‘A 
থে 


টি 


সূরা আয যুখরুফ ৪৩ ২০৮ পারা ২৫ 


Lid ds 22 


১৩০ mr ul 2, 


করুকুঃ৬ 
৫৭.আর যখনই মরিয়ম-পুত্রের দৃষ্টান্ত পেশ করা হল, তোমার জাতির লোকেরা হট্টগাল করে উঠল, 

৫৮, এবং বলতে লাগল আমাদের মাবুদ ভালো, না সে১০? এ দৃষ্টান্ত তারা তোমার সামনে শুধু বিতর্ক সৃষ্টির 
উদ্দেশ্যেই পেশ করেছে । আসলে এরা বড় ঝগড়াটে লোক। র্‌ Li 
৫৯. মরিয়ম-পুত্র আর তো কিছুই ছিল না, ছিল শুধু এক বান্দা; তার প্রতি আমরা নিয়ামত দান করেছি এবং বনী 
ইসরাঈলের জন্যে স্বীয় কুদরাতের এক বিশেষ নমুনা বানিয়েছি । 

৬০. আমরা চাইলে তোমাদের হতে ফেরেশতা সৃষ্টি করতে পারি; তারা যমীনে তোমাদের স্থলাভিষিক্ত হবে। 


১০. এর পূর্বে ৪৫ নং আয়াতে একথা উল্লেখিত হয়েছে যে “তোমাদের পূর্বে যেসব রসূল অতীত হয়েছেন 
তাদেরকে জিজ্ঞাসা করে দেখ- আমি করুণাময় আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্য কি উপাসনার জন্যে নির্দিষ্ট 
করে দিয়েছিলাম?” মক্কাবাসীদের সামনে যখন এ ভাষণ দেয়া হচ্ছিল তখন এক ব্যক্তি এই অভিযোগ 
উত্থাপন করে: ‘কেন খৃষ্টানরা মরীয়ম পুত্র ঈসাকে আল্লাহর পুত্র গণ্য করে কি তার ইবাদত করে না? তবে 
আমাদের উপাস্য দেবতা খারাব কি?’ এ দৃষ্টান্ত পেশ হতেই কাফেরদের মজলিশ পেকে এক জোরদার 
অষ্টহাস্য উদিত হয় ও চিৎকার আরম্ভ হয় '“এর কি উত্তর আছে?” | 


NANNIES NNN NS SN NN ON কে নত NA NN NA LE SAS ANS ANN NN NNN 


কঅ AEN ৩৩০০১০১০১০১০১০১০১৫১০১০১০৬০১০১০১০১০১০১০৯১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১০১৫৭ 


পি 


৫ ৯ বস্তি ANDEAN AANA ANAS AAAS ASA ANANDA NAN aD a 


ক 


সূরা আয্‌ যুখরুফ ৪৩ ২০৯ পারা ২৫ 
NISSAN SS AAI AAPA A SASASS SAAS VASA EA AAAS ১০৯ 


2 GIA লি 65৮ 3 ES TE 
el ৯১ 5) এ ৮০5 ৩১১৯৪) & 


তোমাদেরকে বাধা না এবং টু পথ এটাই মুর এবং ভা সন্ধে 
কর 


রও 20 ১: হ্‌ এ টে ১৮০ 
৮ এসেছিল যখন এবং শক্র টি সে নিশ্চয় 
we এ? রর A 
৫ ০০5 ৮9 AE ও ৬৯৪ 
তোমাদের অধর করার এবং EL তি 
0259 
এ ৬ se Z 2৫. ৫ ALL 
9555 ADI 15566 ০৫৪১ ০৮০৪ sy) Ua 
তোর্মরা আনুগত্য এবং আল্লাহকে তোমরা সৃতরাং রর মরতে ৪৮৭ এমন কিছু 


১১১ HMRI Ps 
৬১. আর সে (অর্থাৎ মরিয়ম-পুত্র) আসলে কেয়ামতের একটি নিদর্শন । অতএব তোমরা তার বিষয়ে কোন সন্দেহ 


পোষণ করিও না,১১ আর আমার কথা মেনে নাও; ইহাই সঠিক নির্ভুল পথ। 

৬২. শয়তান যেন তোমাদেরকে তা হতে বাধাগ্রস্থ না করতে পারে- সে কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন । 

৬৩. আর যখন ঈসা সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, তখন সে বলেছিলঃ “ আমি তোমাদের নিকট হিকমত নিয়ে 
এসেছি, এ জন্যে এসেছি যে, তোমাদের সামনে এমন কিছু কথার তত্ব উদঘাটিত করব, যে বিষয়ে তোমরা 
পরস্পর মতবিরোধ করছ । অতএব তোমরা আল্লাহকে ভয় কর ও আমাকে মেনে চল। 


| ১১. এ অনুবাদও হতে পারে-“সে কেয়ামতের জ্ঞানের একটি উপায়”। এখানে প্রশ্ন হতে পারে ঈসা (আঃ)-কে 
কেয়ামতের চিহ্ন বা কেয়ামতে জ্ঞানের উপলক্ষ্য কোন অর্থে বলা হয়েছে) অনেক তফসীরকার বলেন এর 
দ্বারা হযরত ঈসা (আঃ)-এর দ্বিতীয় অবতরণের কথা বুঝানো হয়েছ, বহু হাদীসে যার সংবাদ দেয়া হয়েছে। 
কিন্তু পরবর্তী বাক্য দৃষ্টে এ অর্থ গ্রহণ করা যায় না। তার দ্বিতীয় আগমণ সেই লোকদের জন্যে কেয়ামতের 
জ্ঞানের উপলক্ষ্য হতে পারে যারা সে সময়ে বর্তমান থাকবে বা তার পরবর্তী কালে জন্ম লাভ করবে । মক্কার 
কাফেরদের জন্যে তিনি কি প্রকারে এই জ্ঞানের উপায় স্বরূপ গণ্য হতে পারেন যে- তাদের উদ্দেশ্য করে এ 
কথা বলা ঠিক হবে, “সুতরাং তোমরা এতে সন্দেহ করোনা?” অন্যান্য ব্যাখ্যাকারগণ যে ব্যাখ্যা করেছেন 
আমরা সেই ব্যাখ্যাকে সঠিক মনে করি এখানে হযরত ঈসার বিনা বাপে পয়দা হওয়া, তার মৃত্তিকা থেকে 
পাখী তৈরী করা, এবং মৃতকে জীবিত করা কেয়ামতের সম্ভাবনার একটি দলীল বলা হয়েছে। এবং 
আল্লাহতা'আলার এরশাদের অর্থ হচ্ছে যে আল্লাহ বিনা পিতায় সন্তান পয়দা করতে পারেন, যে আল্লাহ 
98185858515 
১45845৮১০58 


Ad EA AR AAAS ৫১১৫১৮৮১০০১ 


৬৫৫১৫৬৫৬৫৫৫ ৫৬৫৭৬ ০২০৬২২৬২৬৬৬ ৬ ৬২২২২২২২৬২৬ ২২৬ ২৬৩২৬ 


সূরা আয্‌ যুখরুফ ৪৩ ২১০: পারা . 


পি 


০৮৮৫ 5? LAAT TALS FEA! 
5:6 ৩5 ৩3০ ১ wl 9) 


তোমাদের রব ও আমর রব তিনিই আল্লাহ নিশ্চয় 


৬ ৬৬৯৯ 


; PE EE 
ES LOCALE) 
৪ ০ 75% ১৩৩ (১৯ ৮৬ C তি 
দিনের ৭ শাস্তির দ্বারা যুলম করেছে দের জন দুর্ভোগ সুতরাং 


রা ৩৫ পে 9 ৪০০০ )) ) 08 


এ ব্যতীত তারা অপেক্ষা করছে 
পর 392224 


০ ()১১৯-১৪ 


টেরও পাবে 


টির 


৬৪. প্রকৃত কথা এই যে আল্লাহ আমার-ও রব, রব- তোমাদেরও। তোমরা তারই ইবাদত কর, এটাই সিক- 


সোজা পথ১২” J 
৬৫. কিন্তু (তার এই সুস্পষ্ট শিক্ষা পেশ করা সত্ত্বেও) বিভিন্ন দল উপদল পরস্পর মতবিরোধ করল১৩। অতএব 


ধ্বংস তাদের জন্যে, যারা যুল্ম করেছে, এক প্রাণান্তকর দিনের আযাব দিয়ে । 
৬৬. এই লোকেরা কি এখন এই জিনিসেরই অপেক্ষায় রয়েছে যে, সহসা এদের উপর কিয়ামত আসবে এবং তারা 


টেরও পাবে না? 


১২. অর্থাৎ ঈসায়ীরা যা কিছু বলুক ও করুক না কেন, ঈসা (আঃ) নিজে কখনো একথা বলেননি যে- “আমি 
আল্লাহ অথবা আল্লাহর পুত্র এবং তোমরা আমার ইবাদত কর", বরং সমস্ত নবীদের যা দাওআত ছিল এবং 
এখন হযরত মুহাম্মদ (সঃ) যে জিনিসের প্রতি দাওআত দিচ্ছেন তার দাওআতও ছিল সেই একই জিনিসের 
প্রতি। 

. অর্থাৎ একদল তাকে অস্বীকার করলো তো তার বিরোধিতায় এতদূর পর্যন্ত সীমা ছাড়িয়ে গেল যে তীর প্রতি 
অবৈধ জন্মের অপবাদ আরোপ করলো । আর অন্যদল তাকে মান্য করলো তো, ভক্তি-বিশ্বাসে কুষ্ঠাহীন 
বাড়াবাড়ি করে তাকে আল্লাহ বানিয়ে বসলো, এবং তার পর একজন মানুযেরআল্লাহ হওয়ার সমস্যাটি তাদের 
জন্যে এমন এক জটিল গ্রন্থি হয়ে দাড়াল যে তার জট খুলতে খুলতে তাদের মধ্যে অসংখ্য উপ সম্প্রদায়ের 
সৃষ্টি হল। 


১7০৯০১০০০৬০ ENN NN ৯ তিতির IN ON ON NN NEN NSN SNES স্তন তি NN AN SS 


DY M0 2 BT NTRT TNS NT RF 8৮৮ 27 ৮7 


হবে ) 
Te A PA ৫ AA 5 ৬৪ ই 2 3dr 
৮ পা 


2227 রর ত্র 32 নর 2 2, | €৬ 
৫৩1৯ ১ wl (৮৩০৮ 2 >) 2S ত 0 
তোমরা না আর আজ তোমাদের উপর রা (বলাহবে) হে মুত্তাকীরা I 
আমার বান্দারা 
SAD DD NREL Prk 28 LZ 
09১৬5 (8 12 পা ৩০৬৩৩ ৯১০ 
আত্মনমপূথকারী তারা ছিল এবং আমাদের আর্ত যারা চিন্তা করবে 
(যম, নট গুলোর উপর এনেছিল 
৪ রী 25 22 Ss 2 বে পেপে ও 2 
cb ০০১১০ AEs) 5 | ZU 1৯০৯ 
: A 
আবর্তিত করা তোমাদের সন্তুষ্ট করে তোমাদের ও তোমরা জামাতে (তাদেরকে বলাহবে) 


ALAIN BALL ৩ রি জি, 242 SNE 
বলাহবে ) 


) এবং ৩০ তৃপ্ত হবে এবং (তাদের তাচাইবে। যাবি 
মধ্যে তোমরা চোখগুলো (তাদেখে) - অন্তরগুলো . is 


৬৭. সেই দিনটি যখন আসবে তখন মুত্তাকী লোক ছাড়া অপর সব বন্ধুরা পরস্পরের দুশমন হয়ে যাবে। 

£৭ 
৬৮-৬৯. যারা আমাদের আয়াতের প্রতি ঈমান এনেছিল এবং অনুগত বান্দা হয়ে রয়েছিল, সেই দিন তাদেরকে 
সম্বোধন করে বলা হবে : হে আমার বান্দারা, আজ তোমাদের কোন ভয় নেই, কোন চিন্তায়ও পড়তে হবে না 
তোমাদের । ূ 
৭০, তোমরা জান্নাতে প্রবেশ কর- তোমাদের স্ত্রীও ৷ তোমাদেরকে সন্তুষ্ট করে দেয়া হবে'। 
৭১. তাদের সামনে সোনার থালা ও পান-পাত্র আবর্তিত হবে, মন ভুলানো ও চোখের আস্বাদনের জিনিসসমূহ 
সেখানে বর্তমান থাকবে । তাদেরকে বলা হবে * এখন তোমরা চিরদিন এখানেই থাকবে! 


সূরা আয্‌ যুখরুফ ৪৩ ২১২ পারা ২ 


দে 
রে 
রি 
রে 
“ 
/. 
fl 
রং 
রে 
রে 
৬ 
/ 
A 
রর 
/. 
্ৈ 
ৈ 
মে 
৫ 
‘ 
্ৈ 
“ 
/ 
৫ 
৬ 
মে 
রে 
“ 
রা 
‘lL 
৯ 
৬ 
/ 
KA 
/ 
/ 
/ 
/ 
লং 
রে 
মি] 
ৈ 
“ 
রে 
/ 
রে 
+” 
রে 
‘ 
‘ 
“ 
“ 
‘hh 
‘ 
KC 
‘ 
“ 
রে 
“ 
রম 
এ 
রং 
্ৈ 
৬ 
A 
“ 
রে 
৫ 
রং 
‘ 


HA Lt I38/3/ 


বিবি 


্ৈ 
তারা স্থায়ী হবে 5 
ডি টা 
2 প ৩০৪ El f 
\ রম ৈ 
৩ 268 ৬ পট এ 2৩১ ১8107 
নিন তার মধ্যে তারা এবং ভি 0২৭ 
59 9) 22 5 ৩ 
৮ জপ) AY তি 
f রে, পর্টিত৫ A 
= w ৬৯ ৬ 
No (৮৩ SE AG 
অবস্থানকারী তোমরা নিশ্চয় সে বলবে তোমার রব আমাদের উপর 
(এভাবেই) (ব্যাপারটা) 
৭২. তোমরা এই জন্নাতের উত্তরাধিকারী হলে তোমাদের সেই সব আমলের দরুন যা তোমরা দুনিয়ায় 
করতেছিলে। 
৭৩. তোমাদের জন্যে এখানে বিপুল ফল-ফলাদী রয়েছে, যা তোমরা খাবে'। 
৭৪. আর যারা পাপী-অপরাধী তারা চিরদিন জাহান্নামের আযাবে নিমজ্জিত থাকবে । 
৭৫. তাদের আযাবের মাত্রা কিছুমাত্র.কমবে না । আর তারা সেখানে নিরাশ হয়ে পড়ে থাকবে । 
৭৬. তাদের উপর আমরা তো যুলুম করিনি ; বরং তারা নিজেরাই নিজেদের উপর যৃল্ম করতেছিল। 
৭৭. তারা ডাক দিয়ে বলবেঃ" হে মালিক১৪! তোমার রব আমাদের ব্যাপারটাই চূড়ান্ত করে দিক, তবেই 
ভালো ।” সে জবাব দিবেঃ তোমরা এ অবস্থায়ই পড়ে থাকবে। 
১৪. এ কথার গ্রাসংগিক তাৎপর্য থেকে স্কতঃই বোঝা যায়- *মালিক' অর্থ জাহান্নামের দারোগা । 
‘ 
“ 


bY 
& 


- ) 
৫৫১১১৮১০৮৯৮ 
nn enn Near Bae Btn ft Barna farm a3 


! 
i 
| 


০ PNP SF Se ২৬ ৬ SP Se Sf ৯ ২ ৬৯ তততততততততততততততততততত 


READS SAAS তন: 


; সূরা আয্‌ যুখরুফ ৪৩. ২১৩ পারা ২৫ 
NENA OLE SEE EEE LENE ENE EEE EE EEE EOE EEE OE ENE EENO EN ENE OEE E NE ED ENENEN ENON OED ES 


সি 


ত্র তো - Ee 1 
৩১৯৮ 3০০) ১১১ (৮৪৩ ৮৬৬৯ ৩৬ 
১৯ তোমাদের আধকাংশ কিন্তু সত্য সহকারে কাছে নিয় 
(ছিলে) আমরা এসেছিলাম 


DA পার্টি 2279 পোর্ট টে পার্ট এলার্ট ERE পার্ট তি DH 61 ll পি রা 
A 


রা (৩)৯১৮০ ৮ 


শুন আমরা না যে তারামনেকরেছে কি সিদ্ধান্ত এহণকারী রি si পর কি 
(তাদের ব্যাপারে) আমরাও বিষয়ে নিয়েছে 


আমরা 
2165: 
০৩4৫ br ৩০5) 4৩ ৮৫১৪১ 2 09 


কাছে ০০০ এবং হুঁ তাদের গোপন পরামর্শ উহা 


পারি 
পার্ট 1 279 ১ HCL Ad NED 
০০৪ ৩৩৬ ওসি ও ৬৮৯৮১ LE ৩১৩9 
পৃতপবিত্র ভারি রর আমি তবে দর্ঘাময়ের জন্যে থাকত যদি বদ 


(মধ্য) রর 


© 955 (০ ৯) ১ 2 5) 3৮০ 2 


তারা বর্ণনা করে চাং “আরশের 


৭৮. আমরা তো তোমাদের নিকট প্রকৃত সত্যকে নিয়ে এসেছিলাম; কিন্তু তোমাদের অধিকাংশের পক্ষেই সত্য 
ছিল বড়ই দুঃসহ১৫। 

৭৯. এই লোকেরা কি কোনরূপ পদক্ষেপ করার সিদ্ধান্ত করেছে১৬? ঠিক আছে, তা হলে আমরাও একটা ফয়সালা 
করে নেই। 

৮০. তারা কি মনে করে নিয়েছে যে, আমরা তাদের গোপন কথাবার্তা ও তাদের কান পরামর্শ শুনতে পাইনা? 
আমরা তো সব কিছুই শুনছি। আর আমাদের ফেরেশতারা তাদের নিকটে থেকেই লিখছে। 

৮১. তাদেরকে বলঃ বাস্তবিকই দয়াবান আল্লাহর কোন সন্তান যদি হয়ে থাকত, তা হলে সর্বপ্রথম হনাদতকারী 
আমিই হতাম। 

৮২. আকাশমন্ডল ও যমীনের প্রভু, আরশের মালিক পূত-পবিত্র সে সব কথা হতে যা এ লোকেরা তার নামে বর্ণনা 


করে। 


১৫. জাহান্নামের দারোগার এই উক্তিঃ “আমরা তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম”_ এ হচ্ছে ঠিক সেই 
বূপ- যেমন সরকারের কোন অফিসার সরকারের পক্ষ থেকে কথা বলতে গিয়ে “আমরা” শব্দ ব্যবহার করে 
এবং তার অর্থ হয়- আমাদের সরকার এ কাজ করেছেন বা এ আদেশ দিয়েছেন। 

১৬. রসূলুল্লাহর (সঃ) বিরূদ্ধে কোন চরম ব্যবস্থা গ্রহণের জন্যে কুরাঈশ সরদাররা নিজেদের গোপন বৈঠক 
গুলোতে যেসব আলোচনা করছিল এখানে তার প্রতি ইংগিত করা হয়েছে । 


৫ ২ ২২২০২০৯ ১৮৬ 


সূরা আহ্‌ যুখরুফ ৪৩ ২১৪. সারা ২ 


এ Ee BAG SN ১৯০৯৮ ০৯ ON ৯ ১৯ ON ON 


Id 2212 33/23/70 33337 23 প্রত 
টির 1৮21) > 1৯:১১ 1৮2 3৬ 
) তাদের দিনের 9০7১ তর ড়া কৌতুক ও ০৮৮ তাদেরকে ছেড়ে দাও 
= . ভা এ. রঃ পে ওপার ১০ | 
I ৮৮৮ ও ৮ ৮১১ © Ves ৬ 
ইলহি আকাশে আছেন যিনি তিনিই এবং ০০৯১৩ 
পাত তপ্ত তর SAS -) 2 ১ রর € 1) ৫ 
০০০ 5 all mia) ৮৪০ ৯9 G2 
৮৭ এবং! মহা মহাজ্ঞানী তিনিই এবং রর ভূম্ডলেও আছেন এবং 
ময়তি 
এটি পা এত চি টো 
(৫ LOB ৩৪০ এনএ এ ওরা 
তাদের উতয়ের যাকিছু এবং ও .. আকাশ মন্ডলির বাদশাহী তারই 
মাঝে আছে নখে 


৮7777777775 


তোমরা প্রত্যাবর্তিত হবে দিও এবং কিয়ামতের জ্ঞান তি এবং 
আছে 


৮৩, ঠিক আছে, তাদেরকে তাদের বাতিল চিত্তা-বিশ্বাসে ডুবে থাকতে ও নিজেদের খেলায় মগ্ন হয়ে থাকতে 
দাও- যত দিন না তারা তাদের সেই দিন দেখতে পায় যে দিনের ভয় তাদেরকে দেখানো হচ্ছে। 

৮৪. তিনি একাই আসমানেও ইলাহ এবং যমীনেও ইলাহ এবং তিনিই সুবিজ্ঞ ও মহাজ্ঞানী । 

৮৫. অতীব মহান ও শ্রেষ্ঠ তিনি, যার মুষ্ঠির মধ্যে যমীন ও আকাশমন্ডল এবং যমীন ও আসমানের মধ্যবর্তী সমস্ত 
জিনিসের বাদশাহী রয়েছে । কেয়ামতের সময় তারই জানা আছে এবং সকলকে তারই নিকট প্রত্যাবর্তিত করা 
হবে। 


NS NASER SESS RNAS ৬৬ ২ ৬২৬ ৬ ৯ NS ০০৬ ০৯৯ ২৬ ৬ ৬৬ ২৬৬৬৬ ১ ২৬ ২ ২৬ ২ ২৬ ১৬ ১ ৯ ২ ৬ ৬ ৬ ২৬ ৬ ৯ ১ ১৭ ২ ৬ ২ ১৬ এ ANN NN 


২ 


তত তত তক 


পরেছি এইই ইল 4৫১৫০১৫১৫১৮ কর্চপর৫৯৫৫৫৫১২৫৮১৮০৯৬১৯১৮৬০৬৮ 


SJ) 25 ১১ ১০০৩৫, ৩৮০ ৬৮০১ 


কিন্তু সুপারিশের যাদেরকে কমতা রাখে না Ed 


ছিটা 22 পো ঠপীপার্ণ এপার তির AEA 
(৯০০ + 

শি ৩৩ 2৩ ১৮৮০: +2 ৫ ৩০৪০ (১১০ 

নি রে এবং জানেও টি রি ৬ সত্যের সাক্ষ্যদেয়া যে 


চি পরা ৩ 225 ডি ৪ 22222 
15 5 এও == Od ৮৪৪৬ ৩ 


ভার্(অর্থাৎ শপথ 
পন 


€ রে 
৪ ১৮৮১০ ৮১৯৩ + 5 
তার! জানতে পারবে শীঘ্রই অতঃপর সালাম - বল এবং 


৮৬. তাকে বাদ দিয়ে এই লোকেরা যে সবকে ডাকে, সুপারিশ করার কোন ইখতিয়ারই তাদের নেই, কেউ 
জ্ঞানের ভিত্তিতে সত্যের সাক্ষ্য দিলে অবশ্য অন্য কথা ১৭। 

৮৭. তোমরা যদি তাদের নিকট জিজ্ঞাসা কর যে, তাদেরকে কে সৃষ্টি করেছে, তাহলে তারা নিজেরাই বলবে যে, 
আল্লাহ ১৮ । তাহলে এরা কোন দিক হতে প্রতারিত হয়! 

৮৮. রসূলের এই কথার শপথ যে -হে রব- এরা এমন লোক, যারা মেনে চলে না১৯। 

৮৯. অতএব হে নবী! এই লোকদেরকে ক্ষমা কর, আর বলে দাও- তোমাদের প্রতি শান্তি, শীঘ্রই তারা জানতে 
পারবে। 


১৭. অর্থাৎ যদি কোন ব্যক্তি একথা বলে যে- যে সন্তাগুলিকে সে মাবুদ বানিয়ে রেখেছে তারা নিশ্চিতরূপে 
সুপারিশ করার ক্ষমতা ও অধিকার রাখে এবং আল্লাহতা'আলার দরবারে তাদের এ রূপ শক্তি আছে যে তার! 
যাকে ইচ্ছা মাফ করিয়ে নেবে, তবে সে ব্যক্তি জওয়াব দিক- জ্ঞানের ভিত্তিতে সে কি এ কথার সত্যতার 
সাক্ষ্য দান করতে পারে? 

১৮. এ আয়াতের দুই প্রকার অর্থ ৷ প্রথম- যদি তুমি তাদের প্রশ্ন কর' কে তাদের নিজেদেরকে সৃষ্টি করেছে? 
তবে তারা উত্তর দেবে- “আল্লাহ' ৷ দ্বিতীয়- যদি তুমি তাদের প্রশ্ন কর-'তোমাদের এই উপাস্যদের স্রষ্টা 
কে? তবে তারা জবাবে বলবে-“আল্লাহ্‌' । 

১৯, অর্থাৎ শপথ রসূলের এই উক্তির যে-“ হে রব, এর! হচ্ছে সেই লোক যারা মান্য করে না” কত বিদ্ময়কর 

এই সব লোকদের আত্মপ্রতারণা, তারা নিজেরাই স্বীকার করে আল্লাহতা'আল। তাদের ও তাদের উপাস্যদের 

স্ৰষ্টা, কিন্তু এর পরেও স্রষ্টাকে ত্যাগ করে তারা সৃষ্ট জিনিসের ইবাদত করার জিদ ধরে থাকে । | 


টিতে ই ইত 


NN NN ০ ০১ ০৬০৬ ৬ ৭৬ ৯৬ ৬৬ ৬ ৬ ৯৬ ২৬ ২ ৬ ৯ NN ৬ তিতছ 


রি 


পা ৬» ৬ ৬৭৬ 


৫৮৫৯৫১৫১১৫৫ 


সুরা আদৃ-দুখান ৪৪ ১ 
রি পারা ২৫ 


ও ওর তরি ক ও 


Ps 


নামকরণঃ এ সূরার ১০নং আয়াতে ৩৯৮ 56১৪০ SE (92-এর.. ০৬৯ 
শব্দটিকে এ সূরার নামরূপে নির্দিষ্ট করা হয়েছে। অর্থাৎ এ সেই সূরা যাতে ২১৩ .. (ধুয়া) শব্দটি উল্লেখিত 
হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ এ সূরার নাযিল হওয়ার সময়-কালও কোন নির্ভরযোগ্য হাদীস 
বর্ণনার সূত্রে জানা যায় না। কিন্তু এতে আলোচিত কথা ও বিষয়ের আত্যন্তরীণ সাক্ষ্য হতে বুঝতে পারা যায় যে, 
সূরা যুখরুফ ও তার পূর্বের কতিপয় সূরা যে সময় নাযিল হয়েছিল, এও সেই সময়ই নাযিল হয়। অবশ্য এ তাদের 
পরে নাযিল হয়েছে। এতিহাসিক পটভূমি থেকে এ মনে হয় যে, মক্কার কাফেরদের বিরুদ্ধতার আচরণ যখন তীব্র 
হতেও তীব্রতর হল , তখন নবী করীম (সঃ) দো'আ করেছিলেন যে, ‘হে আল্লাহ হযরত ইউসুফের দুর্ভিক্ষের ন্যায় 
একটা দুর্ভিক্ষ দিয়ে আমাকে সাহায্য কর’ | নবী করীম (সঃ) মনে করেছিলেন যে, এ লোকদের উপর যখন বিপদ 
আসবে তখন এরা আল্লাহকে মানবে এবং তাদের দিল নসীহত কবুল করার জন্যে উপযুক্ত ও নরম হবে। 
আল্লাহতা'আলা তার দো'আ কবুল করলেন এবং সমগ্র এলাকায় এমন প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল যে, সমস্ত লোক 
আর্তনাদ করে উঠলো । শেষ পর্যন্ত কোন কোন কুরাইশ সরদার- তাদের মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে ম*সউদ 
বিশেষভাবে আবু সুফিয়ানের নাম উল্লেখ করেছেন- নবী করীম (সঃ)-এর নিকট এল এবং তার নিকট প্রার্থনা 


এই সূরা নাযিল হয়। 


আলোচ্য বিষয় ও বিষয়বস্তুঃ এ সময় মক্কার কাফেরদেরকে বুঝাবার ও সতর্ক করবার উদ্দেশো 
নবী করীম (সঃ)-এর প্রতি যে ভাষণ অবতীর্ণ হয়, তার ভুমিকায় কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছেঃ 
১. তোমরা এ কিতাবকে হযরত মুহাম্মদ (সঃ)-এর রচনা মনে করে মারাত্মক ভুল করছো । এ কিতাব তো স্বতঃই 
এ অকাট্য সাক্ষ্য দেয় যে, এ কোন মানুষের নয়, স্বয়ং আল্লাহতা'আলার কিতাব । 

২.তোমরা এ কিতাবের মূল্য বুঝতে ভুল করছো । তোমরা একে একটা বিপদ মনে করছো । অথচ প্রকৃত পক্ষে সে 
এক অতীব মুবারক সময় ছিল যখন আল্লাহতা*আলা পুরোপুরি স্বীয় রহমতের কারণে তোমাদের মধ্যে নিজের 
রসূল পাঠাবার ও স্বীয় কিতাব নাধিল করার ফয়সালা করেছিলেন। 

৩. তোমরা নিজেদের অজ্ঞতা-মূর্খতার কারণে এ ভুল ধারণার বশবর্তী হচ্ছ যে, তোমরা এ রসূল ও এ কিতাবের 
সঙ্গে মুকাবিলা করে জয়লাভ করতে পারবে! অথচ এ রসূল-প্রেরণ এবং এ কিতাবের নাযিল হওয়া সেই বিশেঘ 
সময়ে বাস্তবায়িত হয়েছে, যখন আল্লাহতা'আলা লোকদের ভাগ্য সম্পর্কে চূড়ান্ত ফয়সালা করে থাকেন । আর 
আল্লাহর ফয়সালা এমন দুর্বল হয় না যে, যার ইচ্ছা হবে সে তাকে বদলে ফেলবে । তা কোন মূর্খতা বা নাদানির 
ভিত্তিতে হয় না বলে তাতে কোনরূপ ভ্রান্তি বা ত্রুটি কিংবা অপরিপক্কতা থেকে যায় না। তা স্কো সেই 
বিশ্বপরিচালকের পরিপক্ক ও অটল ফয়সালা যিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন এরং সর্ববিষয়ে সুদক্ষ 
করমকর্তা। তীর সঙ্গে লড়াই করা সহজ কা নয়। 


তত তত তত 


রি 
A 
কর 
৬ 
A 
বি 
এ 
CA 
/ 
Ct 
৮ 
A 
শে 
রে 
YA 
৮ 
A 
৮ 
করি 
A 
A 
Cd 
‘A 
/ 
কটি 
ঞি 
্ৈ 
. 
রে 
রে 
Cd 
রে 
A 
৮ না 
মি! করলো, জাতির লোকজনকে এ বিপদ হতে পরিত্রাণ দেবার জন্যে আল্লাহর নিকট দো'আ করুন । ঠিক এ সময়ই 
A 
A 
A 
নে 
কটি 
ক 
রর 
রি 
A 
CA 
A 
A 
A 
A 
রে 
ঢা 
্ৈ 
কচ 
৮৪ 
ক 
“ 
“ 
ক 
করি 
৬, 
৮ 
রি 
৮ 
‘A 
A 
A 
বটি 
কটি 
Ct 
+ 


শুস। আদ্-্দুখান ৪88 রি ২১৭. 


৫2 গা গর পরি ওর এরি এপি, ক পি, এপি ও 


পারা ২৫ 


ত্র ইইেল্ 


৪. আল্লাহকে তোমরা নিজেরাও যমীন, আসমান ও বিশ্বলোকের প্রত্যেকটি জিনিসের মালিক এবং পরেয়ারদেগার 
মানছো। তোমরা এও মান যে, জীবন ও মৃত্যু তারই ইথতিয়ার-অধীন। কিন্তু তা সত্তেও তোমরা অনাদেরকে 
মা'বুদ বানাবার জন্য বাড়াবাড়ি করছো৷। এর স্বপক্ষে বলাবার মত যুক্তি ও দলীল তোমাদের নিকট এ ছাড়া আর 
কিছুই নেই যে, বাপ-দাদার কাল হতে এ কাজই হচ্ছে এবং চলে এসেছে । অথচ যে লোক সচেতনভাবে 
আল্লাহকেই মালিক ও পরোয়ারদিগার এবং জীবন ও মৃত্যুর একচ্ছত্র কর্তা বলে বিশ্বাস করে .তার মনে আল্লাহ 
ছাড়া বা তার সংগে অপর কেউ মা'বুদ হবার যোগ্য হতে পারে বলে কোনরূপ সন্দেহের উদ্রেক হতে পারে না। 
তোমাদের বাপ-দাদারা যদি এরূপ নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে থাকে তা হলে তোমরাও চোখ বন্ধ করে তাই করবে, 
এর কোন যুক্তি নেই। আসলে তো তাদেরও রব সেই এক আল্লাহই ছিলেন যিনি তোমাদের রব এবং তাদেরও 
তারই বন্দেগী করা উচিত ছিল যার বন্দেগী তোমাদের করা উচিত । 
৫. আল্লাহ তোমাদেরকে কেবল পেট ভরে খেতে দেবেন, এটাই তীর রহমত ও রবুবিয়তের দাবী হতে পারে না। 
. সে সংগে তোমাদের হেদায়াতের ব্যবস্থা করাও তার রহমতের দাবী । এ হেদায়াতের জন্যই তো তিনি রসূল 
পাঠিয়েছেন এবং কিতাব নাযিল করেছেন। 


এ ভূমিকার কথাবার্তার পরে তখন যে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল সে বিষটাকে নিয়ে কথা বলা হয়েছে । পূর্বে যেমন 
বলেছি, এ দুর্ভিক্ষ নবী করীম (সঃ)-এর দো'আর ফলে সৃষ্টি হয়েছিল । তিনি দুর্ভিক্ষের জন্যে দো'আ করেছিলেন এই 
মনে করে যে, বিপদে পড়লে কাফেরদের গর্বোদ্ধত মস্তক অবনমিত হবে । সম্ভবত তখন নসীহতের কথা-বার্তা 
তাদের উপর প্রভাব ফেলতে পারবে! আর তখন এ আশাও অনেকটা পূর্ণ হবার সম্ভবনাও দেখা দিয়েছিল । 
কেননা, দেখা গিয়েছে যে, বড় বড় কট্টর সত্য-দুশমনেরা কালের আবর্তে চিৎকার করে উঠে বলেছে, হে আল্লাহ, 
আমাদের উপর হতে এ আযাব দুর করে দাও, তাহলে আমরা ঈমান আনব ৷ এ পর্যায়ে একদিকে নবী করীম 
(সঃ)-কে বলা হয়েছে যে, এ রকম মুসীবতে এ লোকেরা কিন্তু শিক্ষা নেবার নয় ৷ তারা যখন সেই রসূলের দিক 
হতে মুখ ফিরাল যে,রসূলের কাজ-কর্ম, ভূমিকা ও কথাবার্তা হতে স্পষ্ট প্রমাণিত হয়ে যে- তিনি নিঃসন্দেহে 
আল্লাহর রসূল, তখন একটা দুর্ভিক্ষ তাদের এ নাফরমানীকে কেমন করে দূর করতে পারে! আর অপর দিকে 
কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে যে, এ আযাব দূর করে দিলে পরে তোমরা ঈমান আনবে বলে যে ওয়াদা 
করছো, এ সম্পূর্ণ মিথ্যা কথা! আমরা আযাব দুর করে দিচ্ছি, তোমরা তোমাদের ওয়াদা পূরণে কতখানি সত্যবাদী 
তা এখনি প্রমাণিত হয়ে যাবে। তোমাদের দুর্ভাগ্য তো তোমাদের সাথে লেগেই আছে। তোমরা একটা অতি বড় 
আঘাত চাইছ, হালাকা আঘাতে তোমাদের মাথা ঠিক হবার নয়। 


এ প্রসঙ্গেই পরে ফেরাউন ও তার জাতির লোকদের কথা উল্লেখকরা হয়েছে। কেননা তারাও ঠিক এরূপ কঠিন 
পরীক্ষার সম্মুখীন হয়েছিল, যেরূপ পরীক্ষার সম্মুখীন হয়েছে এখন এ কুরাইশ সরদারেরা। তাদের নিকটও এমনিই 
এক সম্মানিত নবী-রসূল এসেছিলেন। তিনিও তার আল্লাহ প্রেরিত হওয়ার অকাট্য প্রমাণ ও নিদর্শনাদি দেখিয়ে 
ছিলেন ও তারা দেখতেও পেয়েছিল । তারা নিদর্শনের পর নিদর্শন দেখে যাচ্ছিল। কিন্তু তারা জিদ ত্যাগ করতে 
প্রস্তুত হয় নি। এমন কি শেষ পর্যন্ত রসূলের জান খতম করার সিদ্ধান্ত করে। আর তার ফলাফল যা দেখেছিল তা 
চিরদিনের তরে শিক্ষার সামগ্রী হয়ে থাকলো । 


কতক সি সিসি ৯৯৯২২৬৬০৬৯৯ 
জু তত RRR RRA AIAN NN NANA BANA RN 


Ne 
~~ 


SANNA NN NN NNN NAN EN AN aN aN a NAAN SN NN NN NSN NN NaN 


শব্দ-৭/২৮ 


2. 
টে 
A 
DD 
4. 
2, 
2, 
রে 
রা 
৮ 
2, 
2, 
4, 
2. 
টা 
রঃ 
মে 
4, 
Ct 
টা 
4, 
টা 
IQ 
2. 
রঃ 
2. 
/ 
/ 
ই? 
? 
? 
টৈ 
ৈ 
? 
A 
4, 
2. 
? 
্ 
% 
করি 
টা 
2 
/ 
YD 
2, 
% 
টে 
্ৈ 
2, 
'/, 
১? 
'/, 
ৈ 
4. 
১ 
4 
2, 
2. 
/ 
4, 
৮ 
্মৈ 
* 
/ 
2. 
2 
2, 
2 
পৃঃ 
ৈ 
ৈ 


শি 


ধু 


আদৃ-দুখান 8৪ 


২১৮ পারা ং 


এরপর পরকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে । কেননা মক্কার কাফেররা এ তীব্র ভাবে অস্বীকার করছিল । তারা 
বলতো- আমরা তো কাকেও মরার পর পুণরায় জীবন্ত হয়ে উঠতে দেখি নি। তোমরা যদি পূনজীবিনের দাবীতে 
সত্যবাদী হও তাহলে আমাদের মরে যাওয়া বাপ-দাদাকে উঠিয়ে এনে দেখাও। এ জবাবে পরকাল বিশ্বাসের 
সত্যতা প্রমাণের জন্যে সংক্ষেপে দুটি দলীল পেশ করা হয়েছে। একটা এই যে, এর বিশ্বাসকে অস্বীকার করার 
পরিণাম চরিত্রের পক্ষে চিরদিনই মারাত্মক প্রমানিত হয়েছে। দ্বিতীয় এই যে, বিশ্বলোক কোন খোলোয়াড়ের 
খেলানার জিনিস নয়। এ এক যুক্তি-সংগত ও হিকমতে পরিপূর্ণ ব্যবস্থা । আর মহাবিজ্ঞানীর কোন কাজ অর্থহীন 
হতে পারে না। “আমাদের বাপ-দাদাকে তুলে আন’ কাফেরদের এ কথার জবাবে বলা হয়েছে যে. এ কাজ তো 
আর প্রতিদিন হবার নয়, প্রত্যেকের দাবীতেও এ কাজ হবে না। এ জনো আল্লাতা'আলা একটা সময় নির্দিষ্ট করে 
রেখেছেন । তখন তিনি সমগ্র মানব জাতিকে একত্রিত করবেন এবং নিজের আদালতে তাদের হিসাব-নিকাশ 
নেবেন। তখনকার জন্যে কারো চিন্তা করতে হলে এখনি করে নেয়া উচিত । কেননা সেখানে কেউ নিজের বলে 
রক্ষা পাবে না, কেউ রক্ষা করতেও পারবে না। 


আল্লাহর এ আদালতের কথা উল্লেখ প্রসংগে বলা হয়েছে যে, সেখানে যারা অপরাধী সাব্যস্ত হবে, তাদের পরিণাম 
মারাত্মক হবে। আর যারা সেখানে সফল কাম হবে, তারা মহা পুরস্কার লা করবে । পরে এ কথা বলে কথা শেষ 
করে দেয়া হয়েছে যে, তোমাদেরকে বুঝাবার জন্যেই এ কুরআন সুস্পষ্ট প্রাঞ্জল ভাষায়- তোমাদের নিজেদের 
কথা-বার্তার ভাষায়- নাযিল করা হয়েছে । তোমাদেরকে হাজার বুঝানোর পরও যদি তোমরা না বুঝ, আর 
নিজেদের মারাত্মক পরিণতি কবুল করতেই প্রস্তুত হয়ে থাক তাহলে অপেক্ষা কর, আমাদের নবীও অপেক্ষায় 
থাকবেন। যা কিছু হবার যথাসময়েই সামনে উপস্থিত হবে। 


২ AEI 


NAAN NN ENN ENN ENN EN AN EN NANA aN aN ENE EN ENN EN NS EN NEN ENN EN aN CN ES EN ১ 


সি 


জেতে তত RNIN NIN ANN AN NANA NAN ANAN AN ANAS A AN AN AN AN aN AN ADDN aN aN aN aD AD ১৫১ 


রা আদৃ-দুখান 88 ২১৯ পারা ২৫ 


৫ ুহেহ হে 


অতীবমেহেরবান অশেষ দয়াময় অআর্যাহর নামে(শুরু করছি) 


৮912 


২. শপথ এই সুস্পষ্ট প্রকাশকারী কিতাবের! I 
৩.আমরা একে এক বড় কল্যাণময় ও বরকতপূর্ণ রাতে নাযিল করেছি ১! কেননা আমরা লোকদেরকে সাবধান 

করার ইচ্ছা করেছিলাম। 

৪-৬. ইহা ছিল সেই রাত যাতে প্রত্যেকটি ব্যাপারের বিজ্ঞতা-সূচক ফয়সালা আমাদের নির্দেশে প্রকাশ. করা হয়ে 

থাকে২। আমরা এক রসূল প্রেরণকারী ছিলাম, তোমার রবের রহমত স্বরূপ । নিঃসন্দেহে তিনিই সব কিছু শুনেন 

এবং জানেন। 


অথাৎ- লায়লাতুল কদর । 

এর দ্বারা জানা যায়- আল্লাহতা'আলার রাজকীয় বিধান-শৃংখলায় এ এমন একটি রাত, যার মধ্যে তিনি 
ব্যক্তি, জাতি ও দেশ সমূহের ভাগ্য সম্পর্কে সিদ্ধান্ত করে তার ফেরেশতাদের উপর সোপর্দ করে দেন, এবং 
তারপর ফেরেশতারা সেই সিদ্ধান্ত অনুসারে কর্মতৎপর হয়ে থাকে। | 


৬৭৯ ০২ ২৬ ৭ ৬ ৬২২ NSN NAN NANA ২৬৯৬ ৭২৬ ২৬ ২ NAN ANS NSN SONS ৬ ৭ ৬৬৬ ২৬ ৬ ৬ SAN ১২৭ ৯ NN AN 


৬ 


৭৬ ২ ৭৬ ১৬ ২২ ৭ ২৬ ২৬ ২ ২৬ ৭ ২৬ ২৬ ২ NNN SNS ৭৬ ২৬ ২৬ ৯ ২ ২ ২৬ ৬ NN ANNAN NNN ANN ৬৬ ৯ ৯৬ 


পারা ২৫ 


ও এরি, ও বর করি, পর, ও ওর 


শত 


৮০ 5 G2 22 ১) 2৮০ 5 ৩৬১৯৭ ESS! 
| a টা পে 


মৃত্যুও দেন এবং তিনি জীবন ছাড়া রা নাই যাস্তবিকই বিশ্বাসী ভোমরাহয়ে যদি 7) 
রে 
9.9 তরে পর্ণ 3 ৰ? শর্টি 
2 2 ০৪ ০ ৬৮৯৮ Sh ATG DI 5 2৬ 
মধ্যে তার! এসেও ট তোমাদের পিতৃ রব ও তোমাদের রব 
পুরুষদের 

Sd ও 17 পার্ট 2র্র 2 A ETA ৭2 ৬) ৫ 
এ ত A 82 6 ১) OJ LE A 

আলণ উন দির অনি বু, বলছে 7 সর 

(যখন) 

? 1 পর্ত A ৫ প৪৫ 5 

৮5-15-5457 CE < Ee 
(5৮৯% ১-) (Le 
শান্তি এটাই জা নিবে চি ED ৬৩৪ 
সুস্পষ্ট ধোয়া দ্বারা 
নী? রে তে 
সি র্‌ রঃ 

© ৩১৯০ চু এক 5) ৯ ২১১ ৬ © 

বু) 

হে আমাদেররব 


৭. আকাশমন্ডল ও যমীনের রব এবং আসমান-যমীনের মাঝখানে যা কিছু আছে সে সৰ জিনিসের রব, যদি 
তোমরা বাস্তবিকই বিশ্বীসকারী হয়ে থাক। | 

৮. তিনি ছাড়া মাবুদ কেউ নেই৩। তিনিই জীবন দান করেন৭ এবং তিনিই মৃত্যু দান করেন, তিনি তোমাদের 
রব। তোমাদের পূর্বপুরুষদের রব যারা পূর্বে চলে গেছে। 

৯. (কিনতু প্রকৃতপক্ষে এই লোকদের কোন বিশ্বাস নেই)- বরং এরা নিজেদের সংশয়ে পড়ে খেলছে। 

১০. আচ্ছা, তোমরা অপেক্ষা কর সেই দিনের যখন আকাশমত্ডল সুষ্পষ্ট ধোয়া নিয়ে আসবে, 

১১. এবং তা লোকদের উপর আচ্ছন্ন হয়ে যাবে! তা হল পীড়াদায়ক আযাব। 

১২. (এখন বলে যে,) ঃ পরওয়ারদিগার, আমাদের উপর হতে এ আযাব দূর করে দাও, আমরা ঈমান আনছি৪। 


৩. “মাবুদ' অর্থ যথার্থ মাবুদ, ধার হক হচ্ছে £ মাত্র তারই ইবাদত (দাসত্ব ও উপাসনা) করা হবে। 

৪. এই আয়াত সমূহে ও ১৬ নং আয়াতে কিয়ামতের আযাবের উল্লেখ আছে। এবং ১৫ নং আয়াতে যে 
আযবের কথার উল্লেখিত হয়েছে তা হচ্ছে সেই দুর্ভিক্ষের আযাব- এই সূরা নাযিল হওয়ার কালে 
মক্কাবাসীরা যার কবলে পতিত ছিল। 


৬ 


RRR RRNA AN NANA NN SAND NaN ANNA ENA ADA an ANAS EN 6২২৬ ২৬ ২৬ ২৬ ৯ SON ২৬ ৯ 


সি 


NNN ANN তিতা জিত্তততততত১৬০০১০১০০১০১৯০৬৫৬৭৬৫০০১১০১৫১০৫-০১৫১০১০ 


পর্ণ ০০ জ পার্টি 5 রে - পণ পা 23/2 
© Umi 0) E( EA EAN 
Lee ৪ বড়শক্তকরে ধরা 

সে 


025 ৫? 699 2 ৫ 


একজন রসূল তাদের কাছে এসেছিল এবং ফিরআউনের তাদের পূর্বে আমরা পরীক্ষা নিশ্চয় 


3.23 4 এ Yl পারত ৫৫ TILL 2৫ Y 3 
০ 3 + 0 ছি ৮ 1১ ৩1 ৫ jl 
তোমাদের জন্যে নিশ্চয়’ আল্লাহর বান্দাদেরকে আমার কাছে চন ত বলছ) 


আমি 
Pa Ss 


sg 0518 3 9 5 এ 6223 


রি না(এও বলেছিল) এবং বিশ্বস্ত 


ধরব আমরা 


২ ২৬ ২ ২৬ ৭৬ ৬ ৬: ২ ৬২ ২৬ ২৬ ৬ ২ ৬ ৬৬ ২৮৬ ৬ ৯ ৯৬ ১৬ ৯ ১৬ ৬ ১৬ ৮ ৬ ৭৬ ৬ ২৬ ৬ ৬৬ ৬ ১ SANA ৭ 


১৩. এদের গাফলতি কোথায় দূর হচ্ছে? এদের অবস্থা তো এই যে, এদের নিকট সুষ্পষ্ট বর্ণনাকারী রসূল৫ এসে 
পৌছেছে। 
১৪. তা সত্বেও এরা তার দিকে লক্ষ্য করছে না, আর বলল “ এ তো শিক্ষা প্রাপ্ত পাগল”। 
১৫. আমরা আযাব খানিকটা সরিয়ে দিই, তোমরা তখন ঠিক তাই করবে, যা পূর্বে করছিলে । 
১৬. যেদিন আমরা বড় আঘাত হানব সেই দিনই হবে যখন আমরা তোমাদের উপর প্রতিশোধ নিব। 
. ১৭. আমরা এদের পূর্বে ফেরাউনের জাতিকে এই পরীক্ষায়ই নিমজ্জিত করেছিলাম! তাদের নিকট এক অতীব ভদ্র 
রসূল এসেছিল, 
১৮. এবং সে বললঃ “আল্লাহর বান্দাদেরকে আমার হাতে সঁপে দাও, আমি তোমাদের জন্যে এক বিশ্বস্ত রসূল! 
১৯. আল্লাহর উপর নিজেদের প্রাধান্য করতে যেও না। 


৫. অর্থাৎ এরূপ রসূল যার রসূল হওয়া সুস্পষ্ট রূপে প্রকট ছিল। 


৯ ২ ২৬ ১ ২ ৯ ৭২২৬ ২ ৯৯ ২ ২ ৭ ৯ ৯ ১ NN NANA NANA NSS SNS NN SNS NNN NNN 


2. 
2, 
নে 
/ 
নে 
নে 
% 
১ 
[থে 
1৫ 
১৫ 
2, 
A 
? 
2. 
/ 
নে 
/ 
রে 
2. 
2, 
4 
2. 
2 
টে 

PAT. 
4, 
/ 
নে 
নে 
”? 
টে 
/. 
2. 
রে 
/ 
/ 
/, 
1. 
নে 
lL 
2, 
টে 
2, 
টে 
/. 
ৰৈ 
2, 
2. 
2. 
/ 
ে 
2. 
/. 
Fd 
টে 
৫ 
1? 
রে 
2. 
/ 
/ 
/ 
/ 
FA 
/. 
7. 
? 

রি 

/ 
# 
I 


৩২৩২ সিসি ৭৬৬৬৭ ২৬৬৭৬ 


Ne 


রর ১ পা র্প 


৬১৯১৮ ভা ৮১১) ১ 
আমাকে তোমরা হত্যা করবে(এ হতে) তোমাদের এবং 
পাথর মেরে যে রে 


৮22; ন্ট এ) 2১ 


(অর্থাৎ ধাওয়া কারী) তারা নিশ্চয় প্রবহমান 
সৈন্যবাহিনী সমুদ্নকে Ean দাও এবং 


ES NE 


পা 


রঃ 
© ০৯৯৮ £ 
পাসমূহ 


গু ন্‌ 6 2753 w 
৩:৪০) 1586 এ 5 


যার মধ্যে সুখ উপকরণ এবং 
| tanita 8 


আমি তোমাদের সামনে (আমার রসূল হওয়ার) সুস্পষ্ট সনদ পেশ করছি। 
২০, আর আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি এ হতে যে, তোমরা আমার উপর আক্রমণ করবে। 
২১. আর তোমরা যদি আমার কথা নাই মান, তাহলে অন্ততঃ তোমরা আক্রমণ করা হতে বিরত থাক'। 
২২.শেষ পর্যন্ত সে তার রবকে ডাকল; বলল যে, এই লোকেরা পাপী-অপরাধী। 
২৩. (জবাব দেয়া হলঃ) এখন তাহলে তুমি রাত্রের মধ্যেই আমার বান্দাদেরকে নিয়ে চলতে শুরু কর! তোমাদের 
পিছনে ধাওয়া করা হবে। 
২৪. সমুদ্রকে তার নিজ অবস্থায় প্রবহমান ছেড়ে দাও ৷ এই সমস্ত বাহিনী নিমজ্জিত হবে। 
২৫-২৬. কত না বাগ-বাগীচা, ঝর্ণাধারা, ক্ষেত ও সুরম্য প্রাসাদরাজী ছিল, যা তারা পিছনে রেখে গিয়েছিল! 
২৭. কতই না বিলাস-সামগ্রী যাতে তারা আনন্দ করতেছিল তাদের পিছনে পড়ে রইল ।' 


নূরা আদৃ-দুখান ৪৪ ২২৩ পারা ২৫ 
‘hh 


কর এর ওর ওর রি পরি ও বির, রিও 


fh CAAA 
১? Ed পর রঃ 
DD Ad নানি ন LA EE A ASE A Ee Lute তত ৬ 
এ ৬474 425 
It না অতঃপর অন্যান্য সম্প্রদায়কে তার আমরা উত্তরাধীকারী এবং এরূপই SS 
'/. করেছিলাম (পরিণাম হয়েছিল) | 
¥% OE AA ধা ৫ দার | ১৫ > LL | 
SY NESE ie eS / 
2 তারা না এবং যয়ীন আর আকাশ " তাদের উপর কাঁদল ৫ 
fe (না) 2 
Pd EAE) 2 5 ed পা DAH 2 পোলার পা & PAARL. 
A ৩৬ we নি ৪2 নি 
Loe 
হতে আমরা উদ্ধা নিশ্চয় এবং অবকাশপ্রাপ্ত 
4 করেছিলাম রর 
4 A A নু নে 
্ রর £ 2 র্যা 2 3 সর এ 2৮০১. 
২০০৫ ol ৮০১৮১ ৮৪ Oui (শট 
ছল দি 9 
হম] সে নিশ্চয় ; অপমানজনক শান্তি 
'¥ 11৮ 591,5৫2 2 Ad তে L232, 32 LAE € 80৮ ৬ 
ভিত্তিতে দারা নিশ্চয় এবং সীমালংঘনকারীদের মধ্য হতে (শীর্ষস্থানীয়) (99 
্ট উচ্চমর্ষাদার 
g রর 112 A w 221241 ANA 2 2 র্‌ 
/ 22 Y টা "5 | (5 2 
যার নিদর্শনাবলী তাদেরকে আমরা ন্‌ উপর জ্ঞানের | 
< দিয়ে ছিলাম te % 
ot ~~ 9 2 
Al YY টি প্রত নী এগ গা 2০ | 
! লি শি * ছি ৫ 
দু 2:৯০ 2D ৬ es চর পা: 
৮৮ | বলে অবশ্যই এসবলোক মধ্যে ‘HU 
'/, পার 2 পর্ণ 25 ০ 2A রত LL 4 
Al ও OLA, ১৪ 5 ৫2৯) হট BS) 2 (1 রর 
$ পুনরুর্ঘিত হব আমরা. না এবং প্রথম বারের আমাদের মৃত্য এবার্ডড হা i Y 
লা [অর্থাত মৃতই শেষ) '/. 
| ২৮. এটাই হল তাদের পরিণাম! আর আমরা অন্য লোকদেরকে এই সব জিনিসের উত্তরাধিকারী বানালাম । YZ 
৫ ২৯. অতঃপর না আসমান তাদের জন্যে কাদল, না যমীন। তাদেরকে খানিকটা অবসরও দেয়া হল না। ্ 
তি] রুকুঃ.২ fe 
Y ৩০-৩১. এই ভাবে বনী-ইসরাঈলকে আমরা কঠিন অপমান লাঞ্ছনার আযাব -ফিরাউন- হতে মুক্তি দান করলাম; | 
| যে নিশ্চয় সীমালংঘনকারী লোকদের মধ্যে খুবই উচ্চ মর্যাদার মানুষ ছিল, ু 
৩২. এবং তাদের অবস্থা বুঝে তাদেরকে দুনিয়ার অন্যান্য জাতির উপর অধিক মর্যাদা দিলাম! র্‌ 
| ৩৩. তাদেরকে এমন সব নিদর্শন দেখালাম, যাতে সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল। ্ 
| ৩৪-৩৫, এই লোকেরা বলে, “আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর তো কিছুই নেই। এর পর আমাদেরকে পূনরুখিত | 
্ করা হবেনা। % 
A “ 
A 


NS SA A A SAA AAA ANAS NA PPP APPS RRA RARDAR PAPAL PP PPP AS 
০০০ রর 


সূরা আদৃ-দুখান 88 ২২৪ পারা ২৫ 


এ এরি পর ওর ঠা পর কর পরি ধর ওর ওর রী, এর পি ৩ এ, ওর পর ওর ওর গর ও এর রর এ, রী গর এর, তি, ওর, ধর, এ কর এর ধর এ বর বার কর এর, রি এরর ওর এরপর পর তি রর ওর তে, তর, চি ৩ এ 


৮ 1 
্ৈ নি 4 ৮ 
র্ রক রর UA ৬ 
2 গু ৫ 
© ৬৪৬ L ৩০৩৬ ৬ $ 
0 তোমরা হও যদি .আমাদের পিতৃপুর্ষ র্ 
ৈ দেরকে Ld 
% 3 ME ERLE CLL ACTS 
ৰ ৩০ (৯9 xl Be সি A Ed নস 5 
ত 18777 রর ঢু অথবা উত্তম বল) | 
2. তাদের রা এবং তুরার জাতি ৬১০ 
রি / 
fe পো / PAE EX ৰ্‌ 255) ESTE > SNES Y 
y 2০ ১০০৫৫০০৪১১৫ A Y 
YS না এবং অপরাধী ছিল তারা নিশ্চল্প তাদেরকে আমরা ৯ ধু র্‌ 
A ৮. 
নে ৈঃ 
প্ণ১1 ৮ পাপা ৮ 2৫272 | 1৫ বে 
রি by ৬৬ A 
৪৩:৮৯ (৪৮ ও LMS. ১) ৪ | চাহ 2 
7 উভয়ের মাঝে যা এবং পৃথিবীকে ও আকাশমভলিকে আমরা সৃষ্টিকরেছি | 
১৪ আছে কিছু Al 
/ AW 238 AEM LAr ud2 ৫ শিট ত1৬. 
/ পরি ১ ৩২ ই 2৮ শি |: 
” লা তাদের অধিকাংশই কিন্তু সত্যসহকাে এব্যতীত উভয়কে আমরা না রা 
র্ Ts 
খপ? পান জেতা As ৫ রী টা 
“ fl 
'/, সকলেং জানে 
৫ তল) Ys 
/ খু 
“ রা 
রে IU 
৮ 4 
৮? ্ৈ 
টপ “ 
| ৩৬. তোমরা যদি সত্যবাদী হও তা হলে আমাদের বাপ-দাদাকে উঠিয়ে নিয়ে এস। Af 
|: 
| ৩৭. এরা উত্তম অথবা তুব্বার জাতি ও তাদের পূর্বগামী লোকেরা? আমরা তো তাদেরকে এ কারণে ধ্বংস করেছি ৫ 
| যে, তারা অপরাধী হয়ে গিয়েছিল। রা 
| ৩৮. এই আসমান ও যমীন এবং তাদের মধ্যে অবস্থিত জিনিসগুলি আমরা কেবল খেলার ছলেই বানায় নি। | 
i 
বি] ৩৯. বাছা টি রি তা রা AL 
(| ৪০. এই সবকে উঠাবার জন্য নির্দিষ্ট দিনই ফয়সালার দিন। |: 
2 YE 
Yh নি বাতির মার 4 
| ৬. 'তোব্বাআ' হেমিরার সম্রাটদের উপাধি ছিল। যেমন ‘কিসরা' “কাইযার' 'ফেরাউন' প্রভৃতি উপাধি বিভিন্ন Y 
% দেশের সম্রাটদের বিশিষ্ট উপাধি ছিল। এরা 'সাবা' কওমের এক শাখার সংগে সম্পর্কযুক্ত ছিল, এবং কয়েক | 
fp শতাব্দী ধরে আরবের শাসন পরিচালনা করেছিল। রে 
/. | 
টে Al: 
রি ৮ 
“ শি 
/ A 
নে 


RRNA NAAN DDO DAD DDS DD 


1 আদ-দুশান 8৪ ২২৫ 


৪৮৪৮৮ 38৮ ০৯৫ 2৮ ৩৮৫৮ 30৮ ৮ ৪৮৮ ০০৮ এ আরা এ am এ ক ০৮০ পু 


৯ ৫ ৮৮ ১৫৫ রদ ৮৫ 5৮ পর্ণ ৩৩ CAEL 
F Lond 
? ভিডি 5 ১ ৩৬০ 8৯ 2৯ 
তাদের না আর কিছুমাত্র (অপর; কোন জন্যে কোল নে লাগবে লা যেদিন 
জাতীয়ের আগাম 
46) HL AE 22 & 22 
lL ৮০০৩1 => ৩৩৮৭ ১) ৮772 
তিনিনিশ্চয় আল্লাহ দযাকরবেন যাকে কিন্তু সাহায্য করা হবে 
(সেটা অনযকথা) 
2 
ভারা 2 তি. শা £ ০০৫ 
৮ ৪22১) Ss 0, ও নি xy 
খাদ্য - ‘যাকুম’ গাছ নিশ্চয় অভান্তমে হেববান পরাক্রমশালী 


পে ৯৮ 5155 ৮ নি টু ১৮০ নু ০৫৫ 
Ss | 3০১০ ti 695৯) 


টি 
টে যেমন অর্ঘে ফুটবে তেলের গাদের মত গেনাহগারের 


কু 2/32 
cc EE) ol 01 6552 SE © cso 
জাহারামের মধাস্থপে দিকে তাকে এরপর (বলা হবে) €গরমপানি 
টেনেনাও তাকে ধর 
৮ 2777 টি 5 EL ADA 242 Zz 
৫) ০১৯০ ০৪১1৬ (৩০ yl (১৯১ lao ~~ 
“পরম পানির “আযাব তার যাথার উপর তোমন্ চাল এরপর 


৪১. সেই দিন কোন নিকটাত্মীয় নিজের কোন নিকটাস্ত্রীয়ের কোন কাজেই আসবে না, কোথা হতেও তাদেরকে 
কোন সাহায্যও পৌঁছাবে না। 

৪২. তবে আল্লাহই যদি কারো প্রতি রহম করেন তাহলে অন্য কথা ।.তিনি মহা পরাক্রমশালী এবং অতি দয়াবান। 
রুকু! ৩ 

৪৩-৪৪. “যাক্ুম' গাছ গুনাহগারের খাদ্য হবে, 

8৫-৪৬. তেলের গাদের মত পেটে এমনভাবে উথলে উঠবে, যেমন টগবগ করে ফুটত্ত পানি উথলে উঠে। 

8৭. “ধর তাকে এবং হেচড়ায়ে টেনে তাকে নিয়ে যাও জাহান্নামের মাঝখানে, 

৪৮. এবং উজাড় করে ঢেলে দাও তার মাথার খলির উপর টগবগ করা ফুটস্ত পানির আযাব । 


২২২ 


শাক 5 12 3 


২৩৩ ২৩৭ LAA SAA ৬২৬ ২৩২৬ ৩৭ ৬ ২৬ ২ ৭১৬৭ 


LEER RRR RRR RRR NN NA AANA ANN aD 


E 


NNN NEN NEE NEN NEN ENN ENE NEES ESSENSE SEN ENE NEN ENE NEN ENE NEN ENE NEN ENN EN ENE NEN ৬৬৬৬৬ ৬৬ ৬৬৬ ৬ NE 


আদ্‌-দুখান ৪৪ 


i 
ul 
রম 


পর এর পান ৫ ৬ তে [) 
| (৫) ৪2:১৫ চি ৬০০ ৩1 £ই০১ | 
এটাই নিশ্চয় সমানিত পরক্রিমশালী(3)  ভুমিই তুমি নিশ্চয় (বলা হবে) ং 
(ছিলে) Aas ই 
> [লে ৪2 £2 / Nl 
ৰি } যু ডি 
AR 1) © 0225 AD \ 
মুস্তাবীরা নিশ্চয় সন্দেহ করতে নে তোমরা ছিলে (সেই জিনিষ). 
(পাকবে) যা 
ই ভি 2. ২৫ ৬ Z EE | 
১৮১৮ 3 ৬১৯৪ ৬ Se 0 
2 ঝণাসমূহের ও  বাগবাগীচার মখো রগ বিরাপপ স্থানের মে 
M GE 4৮ AIL রা ৫ 4৩:০৪ 2 ALE 4 
© Ee ১১১৯৮ ১ Om ০ ৩৬৯৪ 
রর বা 4) রেশমের নও ঝিহরেশমের তারা পোশাক পম$খ 
AES ওরা 2 25 21227 15 4 
৩১৮৩৪ OYE ০৯০৪5) 5 ৬৬৮৩৫ 
তারা পেতে চাইবে (সুন্দরী-ূপর্সী) তাদের আমরা এবং 
(হরিণ-নয়না) ছরদের ats বিবাহ দিব th 
FY পেত [| ০০ পা ৩15 15 রর 
চি 
© oY রর 7 ন তে ৮ এ 
লযপত্তা ও রা ফলমূল প্রত্যেক তার মধো | 
প্রকার 


৪৯. গ্রহণ কর তার স্বাদ। তুমি বড় প্রতাপশালী সম্মানের ব্যক্তি । 

৫০. এ সেই জিনিস যে বিষয়ে তোমরা সন্দেহ পোষণ করতেছিলে”। 
৫১-৫৩. আল্লাহভীরু লোকেরা নিরাপদ স্থানে হবে, বাগ-বাগীচা ও ঝর্ণাধারার মধ্যে, পাতলা রেশমী ও মোটা 
রেশমী পোষাক পরিহিত, সামানা-সামনি আসীন । 
৫৪. এটাই হবে তাদের জাক-জমক । আর আমরা সুন্দরী রূপসী ও হরিণ-নয়না নারীদেরকে তাদের স্ত্রী বানিয়ে 


দিব। 


৫৫. সেখানে তারা পূর্ণ নিশ্চিন্ততায় সর্বপ্রকারের স্থাদপূর্ণ জিনিসসমূহ পেতে চাইবে । 


স্ম্িস্তিস্তিম্মিস্তন্তিস্তিত্ম্এসিস্িস্বিস্তিস্তিস্ সচিন িস্তস SSAA 


রা আদৃ-দুখান 8৪ 
পারা ২৫ 


টা 2 AE 


ক্ধাহাধাযমের 


AA রর 9822 টি £ পরও 
২:১০) % ) ym) এ 5 
— 2 6১ 2৬০, Lad, 2 2১ 
তোমার ৫৫ ভাষায় তা নদ ৩৯, 

আমরা সহজ করেদিয়েছি মূলতঃ 


2৮৮ DY ৩৬৮ এটা আচ DY 2 চট hey এ এস এলো এ এটা এ 


৫৬-৫৭. সেখানে মৃত্যুর স্বাদ তারা কখনই আস্বাদন করবে না৷ দুনিয়ায় একবার যে মৃত্যু তাদের হয়ে গেছে, তা 


হয়ে গেছে। আর আল্লাহ তার অনুগ্রহে তাদেরকে জাহান্নামের আযাব 
bE 2 রক্ষা ক? ৫ 
সাফ হতে রক্ষা করবেন। বস্তুতঃ এটাই বড় 


29884 


৫৯. অতঃপর তুমিও অপেক্ষা কর, অপেক্ষা করুক তারাও । 


৬৭৬০০৬৬৫৬৫৬ ০৬৫৬ 


i 


সে RRR NAAN AEN NASA AANA 


TASES > 


সি 


৩৩৬৬৬৬৬৬৮৮৮ 


২২ র্‌ 
SHG 


ভুমিন্কা 


বিসমিল্লাহির ল্লাহমালির রাহীম 

বাংলা ভাষায় এ পর্যন্ত পবিত্র কোরআন মজীদের বেশ কয়েকটি সরল অনুবাদ ও তাধসীর প্রকাশিত হয়েছে । এসব 
অনুবাদ ও তাফসীরের মাধামে পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা জানা অনেকাংশে, সহজ হয়েছে । তবে যার! দ্বীনি মাদ্রাসায় 
প্রাথমিক পর্যায়ে অধ্যয়ন করছেন অথবা ইংরেজী শিক্ষিত হওয়া সত্বেও দ্বীনের দা'য়ী হিসেবে আল্লাহ্‌র বান্দাদের মধ্যে দ্বীনের 
দাওয়াত পৌছে দিচ্ছেন তাদের জনা সরাসরি আরবী শব্দ বুঝে পবিত্র কোরআনের ভাবার্থ অনুধাবন করার মত তর্জমার অভাব 
রয়েছে। এ দিকে লক্ষ্য রেখে আজ হতে প্রায় ১৫ বছর পূর্বে পবিত্র কোরআনের শাব্দিক তর্জমার কাজ শুরু করি। প্রায় ১৪ 
বছরের মেহনতের পর মহান আল্লাহ তৌফিক দিয়েছেন এ কাজ সম্পূর্ন করার । 

এ কাজে সব থেকে বেশী সহায়তা পেয়েছি আমার কর্মজীবনের শ্রদ্ধেয় সহকর্মী মোহাদ্দেস ও মোফাসৃসেরগণের 
যারা আল-আজহার, দামেস্ক, খার্তৃম, পবিত্র মক্কা ও মদীনা শরীফের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করেছেন। মহান আল্লাহ 
তাদেরকে যথাযোগ্য প্রতিফল দিন । যে সব তাফসীর ও তর্জমার সহযোগীতা নিয়েছি তার মধ্যে রয়েছেন মিশরের প্রখ্যাত 
তাফসীর, মা'আরেফুল কোরআন, তাফসীরে আশরাফী, শায়খুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান ও শায়খুল ইসলাম 
হযরত মাওলানা শাব্বির আহমাদ ওসমানীর তাফসীর ও তর্জমায়ে কুরআন ! মুলতঃ পবিত্র কোরআনের শাব্দিক তর্জমা করার 
অনুপ্রেরণা পেয়েছি হযরত মাওলানা শাহ রফিউদ্দিন সাহেবের উর্দু শাদ্দিক তর্জমা পড়ে । আমার এ তর্জমার মূল অবলম্বন 
তার এই বিখ্যাত শাব্দিক তর্জমা। এছাড়া মক্কা শরীফের উ্বুল তুরা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ভূতপূর্ব অধ্যাপক ড: 
আব্দুল্লাহ আব্বাস নদীর Vocabulary of the Holy Quran, মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুহসীন খানের 
Interpretation of the meanings of the Noble Quran (এতে তাবারী, ইবনে কাসীর ও আল কুরতুবীর সার সংক্ষেপ 
রয়েছে) ও অধ্যাপক ইউসুফ আলীর The Quran, Transtation and Commentry এ তর্জমার ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রন্থ 
হিসেবে কাজ করেছে। তবে শাব্দিক তর্জমা দ্বারা অনেক সময় পবিত্র কোরআনের আয়াতগুলোর মুল বক্তব্য অনুধাবন সম্ভব 
নয়। তাই শন্দার্থের সাথে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা মওদূদী (রঃ) এর তর্জমায়ে কুরআন হতে সূরার 
নামকরণ, শাণে নুজুল, বিষয়বস্তু, ভাবার্থ ও টিকা সংযোগ করেছি যাতে মর্মার্থ বুঝতে অসুবিধা না হয়। 

শব্দার্থ থেকে ভাবার্থ অনুধাবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে । যেমন - (১) কোন কোন শব্দের এক 
জায়গায় এক অর্থ, অন্য জায়গায় অন্য অর্থ করা হয়েছে। স্থান ও প্রসঙ্গ ভেদে অর্থের এ বিভিন্নতা হতে পারে । অনেক সময় এ 
শব্দের আগে বা পরে ঝিছু সহকারী শব্দ আসার কারণেও এ পরিবর্তন আসতে পারে। (২) কোন কোন আরবী শব্দের নীচে 
আদৌ কোন বাংলা অর্থ নেই। অনেক সময় এ ধরনের শব্দ, বাক্য গঠনের পূর্বে ব্যবহার করা হয, এর কোন পৃথক অর্থ থাকে 
না। পুরা বাক্যের উপয়ই এর অর্থ প্রকাশ পায় । (৩) যে সব ক্ষেত্রে দুইটি আরবী শব্দ মিলে একটা বাংলা শব্দ হয়েছে, 
সেখানে আরবী শব্দ দুটোর নীচে মাঝখানে বাংলা গ্রতিশব্দটি সেট করা হয়েছে। (8) কোন কোন শব্দের নীচে বা আগে-পরে 
বাংলা শব্দ দেওয়ার পর বন্ধনীর মধ্যে আরও কিছু শব্দ যোগ করা হয়েছে, যাতে অর্থাটি আরও স্পষ্ট হয়ে যায় । (৫) পবিত্র 
কোরআনে আবিরাতের বিশেষ বিশেষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে অতীত কাল ব্যবহার করা হয়েছে -- এগুলো এমন, যেন ঘটনাটি 
ঘটেই গিয়েছে এতে আর কোন সন্দেহের অবকাশ নেই । এভাবে আবিরাতে, ভবিষ্যতে ঘটবে এমন কিছু কিছু বিষয়ে পবিত্র 
কোরআনে ক্রিয়ার অতীত কাল ব্যবহার হলেও তর্জমায় তবিষ্যত কাল-(অর্থাৎ এমন ঘটবেই) ব্যবহার করা হয়েছে। মোট 
কথা হলো, পবিত্র কোরআনের অর্থ শিক্ষার ক্ষেত্রে শব্দার্থের সাথে মর্মার্থ অবশ্যই পড়তে হবে । এছাড়া সূরার নামকরণ, শাণে 
নৃজুল, এতিহাসিক পটভূমিকা ও বিষয় বস্তু পড়ার পর পবিত্র কোরআনের আয়াতগুলো অর্থসহ অধ্যয়ন করতে হবে। এভাবে 
কমপক্ষে দু'-তিন পারা বুঝে পড়তে পারলে অন্যান্য অংশের অর্থ অনুধাবন করা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ । এর পরও 
গভীরভাবে কোরআন মজ্জীদ অনুশীলনের জন্য কোন নির্ভরযোগ্য তাফসীরের সাহায্য নেয়া প্রয়োজন । তবে পবিত্র কোরআন 
অনুশীলনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল বাস্তব ময়দানে দীনের দাওয়াত পেশ ও নিজের জীবনে তা বাস্তবায়ন করা। 
এভাবেই পবিত্র কোরআনের মর্মার্থ তার অনুশীলনকারীর সামনে সুস্পষ্ট হয়ে উঠবে। মহান আল্লাহ আমাদের সবাইকে এর 
তৌফিব দান করুন। 

সর্বশেষে মহান আল্লাহ রাব্বুল আ'লামীনের কাছে সীমাহীন শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এ কাজের 
তৌফিক দান করেছেন । এতে যা কিছু অনিচ্ছাকৃত ক্রুটি হয়েছে তার.জন্য তারই কাছে ক্ষমা চাচ্ছি। আর এ প্রচেষ্টাকে তিনি 
যেন অযার নাযাতের অসিলা বানান-এ দোয়াই করছি। 


মতিউর লহুমান খান 
জেদ্দা 
রবিউল আউওয়াল ১৪১৭হিঃ 


আগ’ ১৯৯৬ ইং 
শ্রাবণ ১৪০৩ ৰাং 


নে 


ks 
k 
Y 


১০০ 


৬৩ 


co 


০ ARLES 


নু 


সিসি 


i FAIA 


নামকরণ £ এ সূরার ২৮ নম্বর আয়াতে বলা হয়েছে £ £5৬ 4! / 7:9 এতে যে ‘জাসিয়!' শব্দটির' 
উল্লেখ হয়েছে তাই এর নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এ সেই সূরা যাতে 'জাসিয়া' শব্দের উল্লেখ 
হয়েছে। 


নাজিল হওয়ার সময়-কাল ৪ এ সূরাটি কবে কোন্‌ সময় নাযিল হয়েছে, তা কোন নির্ভরযোগ্য ' 
হাদীস হতে জানা যায় না। কিন্তু এতে আলোচিত বিষয়াদী ও কথাবার্তা হতে স্পষ্ট মনে হয় যে, এ সূরাটি সূরা 
'দুখান'-এর কাছাকাছি সময় নাযিল হয়েছে। এ উভয় সূরার বিষয়বস্তুতে এমন মিল রয়েছে যে, এ দুটোকে ‘এক 
জোড়া' মনে হয়। 


আলোচ্য বিষয় ও বিষয়বস্তু 8 এ সূরার মূল বক্তব্য হ'ল তওহীদ ও পরকাল সম্পর্কে মক্কার 
কাফেরদের উত্থাপিত সন্দেহ-সংশয় ও আপত্তির জবাব দান । কুরআনের দা'ওয়াতের মুকাবিলায় তারা যে আচরণ 
গ্রহণ করেছে তার পরিণতি সম্পর্কে তাদেরকে সাবধান করাও এর অন্তর্ভুক্ত ৷ 

শুরুতেই পেশ করা হয়েছে তওহীদের দলীল । এ পর্যায়ে মানুষের নিজের সত্তা হতে শুর করে পৃথিবী ও 
আকাশমন্ডল পর্যন্ত বিস্তীর্ণ অসংখ্য নিদর্শনাবলীর প্রতি ইংগিত করে বলা হয়েছে যে, তোমরা যেদিকেই দৃষ্টিপাত 
কর না কেন, প্রত্যেকটি জিনিসই সেই তওহীদেরই সাক্ষ্য দিচ্ছে যা তোমরা অস্বীকার ও অমান্য করছো । এ নানা 
জাতের জন্তু-জানোয়ার-পশু, এ রাত-দিন, এ বৃষ্টি এবং তার ফলে উৎপন্ন গাছ-পালা-গুল্মলতা, এ বাতাস, 
মানুষের নিজের জন্ম-এসব জিনিসকে যদি কেউ দু'চোখ খুলে দেখে এবং কোনরূপ বিদ্বেষ-বিরাগভাব ছাড়াই স্বীয় 
বিবেক-বুদ্ধিকে সোজাসুজি প্রয়োগ ক'রে এ বিষয়ে গভীর চিন্তা করে, তাহলে এ এই নিশ্চিত জ্ঞান দেয়ার জন্যে 
যথেষ্ট যে, এ বিশ্বলোক খোদাহীন নয়, বহু খোদার খোদায়ীও এখানে চলছে না। বরং এক খোদাই একে 
বানিয়েছেন এবং তিনি একাকীই এর পরিচালক, প্রভু ও শাসক । অবশ্য যে লোক না মানবার কসম করে বসেছে 
কিংবা যে লোক সন্দেহ-সংশয়ের মধ্যে নিমজ্জিত থাকারই ফয়সালা করে নিয়েছে, তার কথা স্বতন্ত্র । এ লোক 
দুনিয়ার কোথাও হতে ঈমান ও ইয়াকীনের দৌলত লাভ করতে পারবে না। 

পরে দ্বিতীয় রুকুর শুরুতে আবার বলা হয়েছে, মানুষ এ দুনিয়ায় যত জিনিসই নিজ কাজে ব্যবহার করে, আর যে 
অসংখ্য অপরিমেয় দ্রব্য-সামগ্রী ও উপায়-উপাদান এ বিশ্বলোকে মানুষের খেদমত করে যাচ্ছে, তাতো আপনা- 
আপনি কোথাও হতে এসে যায় নি। দেব-দেবতারাও তা বানায়নি, সংগ্রহ-সঞ্চয় ও পরিবেশন করেনি ৷ সব কিছুই 
সেই এক খোদা তাঁর নিজের নিকট হতে এ মানুষকে দান করেছেন এবং মানুষের জন্যে তিনি-ই সবকিছুকে 
নিয়ন্ত্রিত ও অনুগত বানিয়ে দিয়েছেন। কেউ যদি সঠিক ভাবে চিন্তা-ভাবনা করে দেখে, তাহলে তার বিবেক- 
বুদ্ধিই চিৎকার করে বলে উঠবেঃ সে এক খোদাই মানুষের প্রতি অনুগ্রহকারী, মানুষের নিকট শোকর পাওয়ার 
তার একার-ই অধিকার আছে। অতঃপর মক্কার কাফেররা কুরআনের দা'ওআতের মুকাবিলায় যে 
হঠকারিতা,অহংকার, ঠাট্টা-বি্রুপ এবং কুফরীর উপর বাড়াবাড়ীর নীতি অবলম্বন করেছিল। সে জন্যে তাদেরকে 
তিরফ্কার করা হয়েছে। তাদেরকে সাবধান করে দেয়ার জন্যে বলা হয়েছে- এ কুরআন সেই নিয়ামতই নিয়ে 
এসেছে, যা পূর্বে বনী-ইসরাঈলকে দেয়া হয়েছিল । যার দরুন তারা সারা দুনিয়ার জাতিসমূহের উপর অধিক 
মর্যাদা লাভের অধিকারী হয়েছিল । তারা যখন এ নিয়ামতের অপমান করলো এবং দ্বীনের ব্যাপারে পারস্পরিক 
মতভেদ করে এ নিয়ামতকে হারাল, তখন এ নিয়ামত তাদেরকে দেয়া হল। এ এক সুস্পষ্ট হেদায়াতনামা, 


৫ ত SLT SESE EEE STE EO শু 
EE : 


‘ao 


লেল বক 


ADDS 


See Ta PAT 2D 


তু হু হয সত এ ১ 


nS A CA TA ২০২০ 


জু 


gp 


Pe 


সা, 


2 


সূরা আল-জাসিয়া.৪৫ ৬ পারা২৫ 


Ss ES TT TTS ARTES DTT STATA 
মানুষকে এ দ্বীনের উদার রাজপথ দেখায় । যে সব লোক নিজেদের মূর্খতা ও নির্বদ্ধিতার কারণে তাকে প্রত্যাখান 
করবে, তারা. নিজেদেরই ধ্বংসের ব্যবস্থা করবে । আর খোদার সাহায্য ও রহমত পাবার অধিকারী হবে কেবল 
তারাই, যারা তা গ্রহণ ও অনুসরণ করে তাকওয়ায় নীতিতে অবিচল হয়ে থাকবে । এ প্রসংগে রসূলে করীম (সঃ)- 
এর অনুসরণকারী লোকদেরকে বলা হয়েছে যে, খোদার ব্যাপারে নিতীকি ও বেপরোয়া এ লোকগুলো তোমাদের 
সঙ্গে যে খারাপ ব্যবহার করছে, সে জন্যে তোমরা ক্ষমা ও ধৈর্যের নীতি অবলম্বন কর । তোমরা যদি ধৈর্য ধারণ 
কর তা হলে খোদা নিজে তাদের সঙ্গে বোঝাপড়া করবেন এবং তোমাদেরকে এ ধৈর্যের পুরঙ্কার দান করবেন। 

এর পর পরকাল বিশ্বাস সম্পর্কে মক্কার কাফেরদের জাহেলী চিন্তা-বিশ্বাস সম্পর্কে কথা বলা হয়েছে। তারা বলতো 
এ দুনিয়ার জীবনই তো একমাত্র জীবন । এর পর আর কোন জীবন নেই । আমরা কালের স্রোতে ও আবর্তনে ঠিক 
তেমনিভাবেই মরি, যেমন একটা ঘড়ি চলতে চলতে থেমে যায় । মৃত্যুর পর “রূহ' বলতে কিছু থাকে না, তাকে 
কবজ করার কথাও ভিত্তিহীন । অতএব আবার কখনো তাকে মানবদেহে ফিরিয়ে আনার কথাও অচল । তেমন 
কিছু হবে বা. হতে পারে বলে যদি তোমরা দাবী কর, তাহলে আমাদের মরে যাওয়া বাপ-দাদাকে পূনরজ্জীবিত 
করে দেখাও দেখি! এ কথার জবাবে আল্লাহতা'আলা পর পর কতকগুলো দলীল উপস্থাপিত করেছেনঃ 

একটা দলীল হল এই যে, তোমরা এই যা বলছো, এ কোন ইল্মভিত্তিক কথা নয়, শুধু ধারণা-অনুমান ও 
আন্দাজের ভিত্তিতে তোমরা এতবড় একটা সিদ্ধান্ত করে বসেছ। মৃত্যুর পর কোন জীবন নেই, রূহ কবজ হয় না- 
শেষ হয়ে যায় এ কথা কি সত্যিই কোন জ্ঞানের ভিত্তিতে তোমরা বলছ? 

দ্বিতীয় হল এই যে, তোমাদের এরূপ দাবীর ভিত্তি বড়জোর এই যে, তোমরা মরে যাওয়া কোন লোককে দুনিয়ায় 
জীবিত হয়ে ফিরে আসতে দেখনি। কিন্তু মরে যাওয়া লোক কখনো পুনরুজ্জীবিত হবে না বলে দাবী করার পক্ষে 
এতটুকু কথাই কি যথেষ্ট ? কোন জিনিস যদি ইতিপূর্বে না-ই হয়ে থাকে তাহলে তা কখনো হবে না এ কথা 
জানার জন্যে তোমাদের এতটুকু অভিজ্ঞতা ও পর্যবেক্ষণই কি যথেষ্ট? 

তৃতীয় হল এই যে, নেকলোক, বদ লোক, খোদানুগত ও খোদার না-ফরমান যালেম ও মযলুম- শেষ পর্যন্ত সবই 
একাকার ও নির্বিশেষ হয়ে যাবে, কোন ভালোর ভালো ফল এবং কোন মন্দের মন্দফল হবেনা, মযলুমের ফরিয়াদ 
শোনা হবে না, যালেম তার কৃতকর্মের শাস্তি ভোগ করবে না, বরং সকলে একই পরিণতি লাভ করবে- এ মেনে 
নিতে মানুষের মন কিছুতেই রাজী হতে পারে না। খোদার সৃষ্টিলোক সম্পর্কে এরূপ ধারণা যে লোক নিজের মনে 
বদ্ধমূল করে নিয়েছে, সে তো অত্যন্ত ভুল ধারণা পোষণ করছে। যালেম আর বদকার লোকেরা এরূপ ধারণা 
পোষণ করে বটে; করে এ জন্যে যে, তারা নিজেদের কাজকর্মের খারাপ ফল দেখতে চায় না। কিন্তু খোদার এ 
রাজ্য তো কোন “মগের মুলুক’ নয়। এ এক সত্যনিষ্ঠ বিশ্ব-ব্যবস্থা। এতে ভালো-মন্দকে শেষ পর্যন্ত একাকার করে 
দেয়ার যুল্ম কিছুতেই অনুষ্ঠিত হতে পারে না। 

চতুর্থ হল এই যে, পরকাল অবিশ্বাস মানুষের নৈতিকতার জন্যে খুবই মারাত্মক । কেবলমাত্র নফসের বান্দারাই 
পরকাল অবিশ্বাস করতে পারে- করে থাকে; করে নফসের দাসত্ব করার অবাধ সুযোগ ও লাইসেন্স পাওয়ার 
মতলবে। কিন্তু এরূপ অবিশ্বাসের আকীদা যখন তারা গ্রহণ করে তখন এ তাদেরকে গোমরাহ হৃতেও গোমরাহতর 
করে দেয়। শেষ পর্যন্ত তাদের নৈতিক চেতনা ও অনুভূতিটা পর্যন্ত নিঃশেষ হয়ে যায়। হেদায়াতের সব দুয়ার তার 
জন্যে বন্ধ হয়ে যায়। এসব দলীল পেশ করার পর আল্লাহতা'আলা অত্যন্ত জোরালো ভাবে বলেছেন, তোমরা 
যেভাবে আপনা-আপনি জিন্দাহ হয়ে যাও নি, আমরা তোমাদেরকে জিন্দাহ করেছি বলেই তোমরা জীবিত; এমনি 
ভাবে তোমরা আপনা-আপনি মরে যাও না, আমরা মারি, তাই তোমরা মর । অতএব একটা সময় অবশ্যই আসবে 
যখন তোমরা সব মানুষ একত্রিত হবে। এ কথাকে আজ যদি তোমরা মূর্খতা ও অজ্ঞতার কারণে মেনে নিতে 


১৬৩১ 


DP 


৮১৯১ 


চস 


২০ tir hoe 


SDT DT TOT TOTO T TDD DDT DEAE 
৫০৩০১ 5 TDD TDD ৮৯১১৩ 


৩৫৩০ 


UCSC 


Pe? 


az 


2 DD Det 


সূরা আল-জাসিয়া.৪৫ | 


নি ০৬৫ 


এ ৯১ সি ৯০০২ 


fs 


i 


প্রস্তুত না হও, তবে না মানতে পার, সময় যখন আসবে, তখন তোমরা নিজেদেরকে খোদার সম্মুখে উপস্থিত 
দেখতে পাবে। সেখানে তোমাদের আমলনামা সঠিক ও নির্ভুল ভাবে তোমাদের এক-একটি কাজের সাক্ষ্য পেশ 


করে দিবে। তখন তোমরা জানতে পারবে যে, পরকাল অস্বীকৃতি ও তার সঙ্গে ঠাট্রা-বিদ্রুপ করার জন্যে 
তোমাদেরকে কত কঠিন মূল্য দিতে হচ্ছে! 


f 


{ 
ৰ 


পভ পা ৮5 
IE 89৯০ ৫০) 


৮ 22 


6 053% 


৫৩ ৩ 


কুকুঃ১ 


১. হা-মীম। 
২. এই কিতাব আল্লাহর নিকট হতে অবতীর্ণ যিনি মহা পরাক্রমশালী, সুবিজ্ঞানী ৷ 
৩. আসল কথা হল এই যে,আকাশ মন্ডল ও যমীনে অসংখ্য নির্দশন রয়েছে ঈমানদার লোকদের জন্যে । 


৪. আর তোমাদের নিজেদের সৃষ্টিতে এবং সেই সব জন্তু জানোয়ারে যা আল্লাহ (যমীনে) ছড়িয়ে দিয়েছেন, বড় 
নির্দশন রয়েছে সেই লোকদের জন্যে যারা দৃঢ় বিশ্বাসী । 


fm 


০৫০১২১১০৫৬১ 


৮৪ 


১০০৩০৩০৩০৩০ 


সপ 


কু তুহহুহ পু TNE SRE 


ry 


[YA 
নি 
A 
A) 
A 
nh 
A 
A 
র্‌ 
fb 
A 


২০১১ 


১১১০০০০৯৮১৮ 


ডু 


2৪০৮ 


৩525০5১১১১০ 


৬৩৩৩০৩০৩০৩০০৩০৩০০১০২০২-০২৭ এ ৩১১১০১০১০১১ 
5 ভোর ১৮৫১০ £ 
2 ১৩৪১ 5 তি ৮১১৩৮ 2 
যাকিছু এব দিনের ও রাতের এবং 
/ সর্প ৯৪2৬ 5 PANE A রে পার্ট পা সর 
রে ৯ ৬ w fl 
জি 2০৮ ৩০ ৪ | ১) 2901 ০0১১ g 
জীবন্ত করেন অতঃপর আহার্য আকাশ থেকে আল্লাহ নাযিল {8 


ৰ 


Y 


৮১ 


2 IS STO SSS SEDI TOIS ISS ADA লই 


gy 


oP IPL 


এ 


He Pee SE Se 


DOD 


DDD DOD 


১৮১৯১ 


Y 25৫ ৫৫ মা নে রত 2৫ 22 11 
০৪১০ ০৮১৪% 52 
দুর্ভোগ তারা ঈমান তার আয়াত 

আনবে? 


৫. রাত দিনের পার্থক্যে, আবর্তনে আর সেই আহারে যা আল্লাহ আসমান হতে নাযিল করেন, পরে তার সাহায্যে 
মৃত যমীন জীবিত করেন; আর বাতাসের আবর্তে বিপুল নিদর্শন রয়েছে সেই লোকদের জন্যে যারা বিবেক- 
বুদ্ধিকে কাজে লাগায় । 

৬. এ সৰ হল আল্লাহর নিদর্শন, যে গুলোকে আমরা তোমার সামনে যথাযথভাবে বর্ণনা করছি। এখন আল্লাহ এবং 
তার আয়াত সমূহের পরে আর কোন্‌ কথাটি আছে যার প্রতি এই লোকেরা ঈমান আনবে? 

৭. ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী অসদাচারীর জন্যে, 

৮. যার সামনে আল্লাহর আয়াত পাঠ করা হয় এবং সে তা শুনে পরে পূর্ণ অহঙ্কার-দান্তিকতার সাথে নিজের 
কুফরীর উপর এমনভাবে শক্ত হয়ে দাড়ায়, যেন সে তা শুনেনি। এরপ ব্যক্তির জন্যে যন্ত্রণা দায়ক আযাবের 
সুখবর শুনিয়ে দাও। 


রা 


স্তর 


RESET CT NTA NTS 


তাদের জন্যে 
রয়েছে 
পার্ট ৫ ৮১৫ ১5 পাপ ৰ 2224 50. 82 A 
উঠ ই Goes ৩ I ১০০৩ | 
এবং 
নি যাকিছু তাদের জন্যে কাজে আসবে না এবং জাহান্নাম KR 
EAA 290A রা শর্ত ১৫ ll 22 E) 2৮৫6 তা বি 
শ)৩৬ ~~ ৭100 4) ৩১১ ৩০ ১৩ LB 
শান্তি তাদেরজন্যে এবং অভিভাবক আল্লাহকে ছাড়া তার! গ্রহণ যাকিছু | 
রয়েছে রূপে করেছে 


111 2344 PAE) রর Pd £2 Al ৮95) / f 
নিদর্শনাবলীকে ১ যারা এবং হেদায়াত এই 


(১ 


SDD TTD D7 TD 


OTE ERLRARALILELT SATS 


টনি 


লহ 


৯. আমাদের আয়াত সমূহের মধ্যে কোন কথা যখন সে জানতে পারে, তখন সে তা 
ঠান্টা-বিদ্রুপ বানিয়ে নেয়। এ ধরণের সব লোকের জন্যে অপমানের আযাব রয়েছে। 
১০. তাদের পিছনে রয়েছে জাহান্নাম, তারা দুনিয়ায় যা কিছুই অর্জন করেছে তা থেকে কোন জিনিষই তাদের 
কাজে আসবে না, না তাদের সেই পৃষ্ঠপোষকরা তাদের জন্য কিছু করতে পারবে যাদেরকে তারা আল্লাহকে বাদ 
দিয়ে নিজেদের ‘ওলী’ বানিয়ে নিয়েছে । তাদের জন্যে বড় আযাব নির্দিষ্ট রয়েছে। 

১১. এই কোরআন পরিপূর্ণ হেদায়াতের কিতাব । আর সেই লোকদের জন্যে কঠিন যন্ত্রণাদায়ক আযাব রয়েছে, 
যারা নিজেদের খোদার আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করেছে। 


মি 


০২০৫০ 


রুকুঃ২ I 
Sf ১২. তিনি তো আল্লাহই যিনি তোমাদের জন্যে সমুদ্বকে নিয়নত্রিত-অনুগত বানিয়েছেন, যেন তার নির্দেশে তাতে র্‌ 
রা নৌকা জাহাজ চলাচল করতে থাকে, 


৮২৩৫৩ অ্েশুত ভরতে শরিক TIALS + 


সূরা আল-জাসিয়া.৪৫ ১০ পারা২৫ 


mmm শি শা শী পিসী 77 


করতে পার f 
Al ৫ পা এপি 
পে র্লা 1) 4৫ রে ৫ টি ৮8 MEE 
রি রর নে | তোমাদের অধীনকরে ন hs হও { 
যকিছু ও নভোমগুলের - মধ মাজ: ং কৃতজ্ঞ 


1 ALL 2৬ রে 22 224 ৮22 eo 
১১৯) ১১ 3 (৩ ৮০৪ ই ০১৯ ্ 
_ অবশ্যই এর মধ্যে নিশ্চয় তার নিকট সবকিছুকেই তৃ-মণ্ডলের al 


fj 
22,2 227 ৮2৬৫ 22 রি ZG 27,4 
1১১৪4 ঠা xl ০৪ ০ ০১১৬৩ 2 


ক্ষমা করতে ঈমান (তাদের)কে (হে নবী) চিন্তাভাবনা লোকদের জন্যে 
এনেছে যারা বল 


© ০৮০7৫ 3 রর 


তারা অর্জন করতেছিল দান A 
য়া 


(i 
এবং তোমরা তীর অনুগ্রহের সন্ধান করবে ও শোকর আদায় করবে। 


২ | 
১৩. তিনি যমীন ও আকাশ মন্ডলের সব জিনিষকেই তোমাদের জন্যে অধীন নিয়ন্ত্রিত করেছেন, সব কিছুই তার 
নিজের নিকট হতে১ এতে বড়ই নিদর্শন রয়েছে সেই লোফদের জন্যে যারা চিন্তা-ভাবনা গবেষণা করতে অভ্যস্ত । 


১৪. হে নবী! ঈমানদার লোকদের বল, যে সব লোক আল্লাহর নিকট হতে খারাপ দিন আসার কোন আশংকা ্‌ 
বোধ করে না, তাদের আচরণ-তৎপরতাকে ক্ষমা কর, যেন আল্লাহ নিজে একদল লোককে তাদের কাজের 
প্রতিফল দিতে পারেন। Y 
/ 
Y 
১। এর দুটি অর্থ । ১. আল্লাহর এ দান দুনিয়ার রাজা বাদশার দানের মত নয়, যাতে প্রজাদের কাছ থেকে সংগৃহীত সম্পদ প্রজাদের মধ্য Y 
থেকে কিছু লোককে দান করা হয়; বরং এই বিশ্বের সকল নিয়ামত আল্লাহর নিজের সৃষ্টি এবং তিনি নিজের পক্ষথেকে মানুষকে তা দান Y 
করেছেন । ২. এ নিয়ামত সমূহের সৃষ্টিকাজে আল্লাহর কোন শরীক নেই, এবং মানুষের জন্যে এ সব নিয়ামতের নিয়ন্ত্রণ ব্যাপারে আল্লাহ 
ছাড়া কোন সত্ত্বার কোন দখল নেই ৷ একা আল্লাহতা'আলাই এ সবের সৃষ্টিকর্তা এবং তিনিই নিজের পক্ষথেকে মানুষকে তা দান Y 
করেছেন। 


52252 
5852 ৩5১০2 
6৩ 
চি 
£ 
৮ 
১৬, 
¢ br) 
$6 * 
XN 
E— 
১ \ 
(a 
সানি 
C\ 
এ 
[২ 
১২ 
$ ২ 
৬২ এ 
১ 
$২ ৩ 
চি স্সটি 


b ৮4 
রং 
h 
A 
A 
f 
A 
[ও 
V 
) 
] 
&ঃ 


৯৯৯৯৮৯৮৯৮১১ 


০০০১৯০১০০১১ 


NDING 

A রত 2 

০১৮০ রি 

কাজ করবে যে 

77217 জত 4 ০ 
এ) ~~ এসি] 


তারউপর. তা অন্দ করবে 
পড়বে 


) 

) 

) 

Yl, 

্ 3 চে রত CC পেঠ পা) Ad 3231264 রা ॥ ৬1৫ 
র্ ১1 2 ৩১৮৩৩ ৩৬ a 9 esl 
১) রত 8৮৮ 

তাদেরকে আমরা এবং সারাদুনিয়ার ং 


(মানুষের) 
৫ 


১৫ Ge 4৮050 ও 9 GS 
কিন্ত 


(মতবিরোধকরেছিল) না অতপর 4 রে 
ঃ নে) সম্পর্কে পুষ্প 


প্রমাণ 
পন ৫ 2 পাঠ ্ 2 92 2 323 PA / 
০) OL ৬ পাপ ৩০ ve! ae 6 
তোমার রব নিশ্চয় তাদের মাঝে বাড়াবাড়ী (নিৰ্ভুল) ৫১১ যা 
করে জ্ঞান 
5 EC পে ঠা ৩ চাল 


১৫. যে কেউ নেক আমল করবে সে নিজের জন্যেই করবে আর যে অন্যায় করবে সে নিজেই তার পরিণতি ভোগ 
করবে । শেষ পর্যন্ত সকলকেই যেতে হবে নিজেদের খোদার নিকটে । 


১৭. আর দ্বীনের ব্যাপারে তাদেরকে সুস্পষ্ট হেদায়াত দান করেছিলাম ৷ পরে তাদের মধ্যে যে মত বিরোধের সৃষ্টি 
হল (তো অজ্ঞতার কারণে নয় বরং) নির্ভুল জ্ঞান লাভের পর হল। হল এ কারণে যে, তারা পরম্পরের উপর 
বাড়াবাড়ি করতে চেয়েছিল। আল্লাহ কেয়ামতের দিন সেই সব ব্যাপারেই ফয়সালা দান করবেন, যে সব বিষয়ে 


১৮১ পু 


৩৩৩০৬০৩০০০৩ 
( 


১৯৯১ 


০০ 


2/42 ১৮৬ পক 11৮ AANA ৫2 424,424 
BAP) ৬ 2০৯2 BAe (5 ১৩৩ ed © (১১৯৪১ A 
A Zz > ANN fl 

(দ্বীনের) সম্পর্কিত শরীয়তের উপর তোমাকেআমরা এরপর মৃতবিরোধ fo 


পা ঠা 3/7 A রি রী 2, 


© ০৯৮ ৮ 7 
তা যার! 


৫৯৯৬ 


2222525252252525525-2০255 2১2০৩ 


পু 


মত বিরোধ করতেছিল। 
১৮. তারপর এখন, হে নবী, আমরা তোমাকে দ্বীনের ব্যাপারে এক সুস্পষ্ট উজ্জ্বল রাজপথের (শরীয়ত) উপর 
প্রতিষ্ঠিত করেছি। অতএব তুমি তার উপরই চলতে থাক এবং সেই লোকদের ইচ্ছা-বাসনার অনুসরণ করো না, 
যাদের কোন বিষয়ে ইলম নেই। 

১৯. আল্লাহর মুকাবিলায় তারা তোমাদের কোন কাজেই আসতে পারে না২। যালেম লোকেরা পরষ্পরের সঙ্গী- 
সাথী । আর মুত্তাকী লোকদের সাথী হলেন আল্লাহ! 

২০. এটা পরম জ্ঞানের আলো- সবারই জন্যে, আর হেদায়াত ও রহমত সেই লোকদের জন্যে যারা বিশ্বাস 


৫৩৩০৩ 


২। অর্থাৎ যদি তুমি তাদের সন্তুষ্ট করার জন্যে আল্লাহর দ্বীনের মধ্যে কোন প্রকার পরিবর্তন সাধন কর তবে আল্লাহর পাকড়াও থেকে 


১ 
টি পল 


সূরা আল-জাসিয়া.৪৫ ১৩ 


নি 


রম 


পা 2১০7৫ 224 পাঠ EV পু ৩ 
২৮০৬ তা 1১৯৭ > 


ঠী 
তাদেরকে করবআমরা 
f 
পচ f 
(2 21৯০ [ও 
(উভয়ে) নেক 
সমান } 
Ae AE LEA ৩৪৩5 A / রত A’ 
al > 26 ০2৮০ AE es চি 
আল্লাহ্‌ সৃষ্টি করেছেন এবং তারা ফয়সামা যা কত মন্দ তাদের মৃত্যু ও 
0 (একরকম হবে) A 
kd ৫1 । 22 dsr {3242 / 11৫ 
| 5 ৫) 5 ১০০ Lev)! এ | 
প্রত্যেক প্রতিদান যেন এবং যথাযথভাবে ভূমণ্ডল ও নভোমণ্ডল 
দেওয়া যায় 
পাপর্পর্ঠি ₹ ১৫725 এ 5) 2 ন RA 7 24 
০৪৯ ৪০ ০১৮৬৬ ৯) (2 ১. রা Ls (১১2) 
তুমি (ভেবে) যুলুম করা না তাদের এবং সে অর্জন বিষয়ে ব্যত্ি 
| দেখেছ কি হবে (উপর) যা 


করেছে 
ds 6 ঞ) HG Lh 28) ৩ 


জ্ঞানের ভিত্তিতে আল্লাহ ০১০০০ তার ইলাহ বানিয়েছে 


২১. যে সব লোক অন্যায়-পাপ কাজ করেছে তারা কি এই মনে করে নিয়েছে যে, আমরা তাদেরকে এবং ঈমান 
গ্রহণকারী ও নেক আমলকারীদেরকে একই রকম করে দেব, তাদের জীবন ও মৃত্যু একই রকম হয়ে যাবে? তারা 
এই যে ফয়সালা করছে তা অত্যন্ত খারাপ । 


রুকুঃ৩ 

' ২২. আল্লাহতো আকাশ মন্ডল ও যমীন যথাযথ সৃষ্টি করেছেন, এ জন্যে যে প্রত্যেকটি প্রাণীকে যেন তার 
উপার্জনের প্রতিফল দেয়া যায়। তবে একথা ঠিক যে, লোকদের উপর কোনরূপ যুলুম করা হবে না। 

২৩. তা হলে তুমি কি কখনো সেই ব্যক্তির অবস্থা চিন্তা করে দেখেছ, যে লোক নিজ নফসের খাহেশকে নিজের 
খোদা বানিয়ে নিয়েছে এবং আল্লাহ ইলম্‌ থাকা সত্বেও তাকে গোমরাহীতে ফেলে রেখেছেন? 


৩। আসল শব্দগুলো হচ্ছে (০ ৮94 401 44০] এই শব্দ গুলির এক অর্থ এ হতে পারে যেঃ সে ব্যক্তি আলেম হওয়া সত্বেও 
আল্লাহর পক্ষথেকে পথ-ভ্রষ্টতার মধ্যে নিক্ষিপ্ত হয়েছে, কেননা সে প্রকৃতির দাস বনে গিয়েছিল। দ্বিতীয় প্রকার অর্থ হতে পারেঃ আল্লাহ | 
নিজের জ্ঞানের ভিত্তিতে- যে ব্যক্তি নিজে প্রবৃত্তির কামনাকে নিজের খোদা বানিয়ে নিয়েছে-তাকে পথ-ভ্রষ্টতার মধ্যে নিক্ষেপ করেছেন। |} 
৫৩৫৫৫৩৩০৩০০ চু 


৮৯৮৯৮৯৯৯৯৯৯ 


পেস্ট >> 
৩৩3552প 


পরত ৫৫৩৫০২০২৩৩০ 
CSCC 


Cw 


& 


৫ 
৫ 


শব্দ-৮/৩ 


সূরা আল-জাসিয়া.৪৫ ১৪ পারা২৫ 


25 < 24% এ 
Sw GE J) ৫8 ৫ 1 Seo 
দুনিয়ার আমাদের (যদি থাকে) সেটা না তারা বলে এবং 

এজীবন তবে (অর্থাৎ পূনরুথান) 


তার দিল ও কানের উপর মোহর মেরে দিয়েছেন এবং তার চোখের উপর পর্দা ফেলে দিয়েছেন? আল্লাহ ছাড়া 
তাদেরকে হেদায়াত দেয়ার আর কে-বা আছে? তোমরা কি সবক গ্রহণ করবে না? 


২৪. এই লোকেরা বলে $ “জীবন তো শুধু আমাদের এই দুনিয়ারই জীবন । জীবন ও মৃত্যু সবতো এখানেই । আর 
্ কালের আবর্তণ ছাড়া আমাদেরকে আর কেউ ধ্বংস করেনা” । আসল কথা এই যে, এ ব্যাপারে তাদের নিকট 


১৫৩৩ 


Ow 


Y কো ই ইলম্‌ নেই । নিছক ধারণা-অনুমানের উপর ভিত্তি করেই তারা এ সব কথা বলছে। 

২৫. আর আমাদের সুস্পষ্ট আয়াত সমূহ যখন তাদেরকে শুনান হয়, তখন তাদের নিকট এ কথা ছাড়া আর কিছুই WY 
Y পাল্টা জবাব দেবার থাকে না যে, উঠিয়ে আনো আমাদের বাপ-দাদাকে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক । W 
| ২৬. হে নবী, এই লোকদেরকে বলঃ আল্লাহই Y 


৯১, 


হু হু জু 


পিজা mf amt am i) 2 


| Ed Et তে ৩৩ 2 2 k 2 
A 42 এ ্ ৫ HEE ৫০ 505 2৩ 
A ঞ্ Pa কা তো টি ud ক 
দিনে রী 
ৃ ৷ স্করবেন 


৬ 
এ ১ 


তার মধ্যে 


J 22 হি চি 2 
9 ৩৪০ AS ৩ OS 42 GS টা 
্ প্রতি 


তোমাদের প্রতিফল (বলাহবে) তার আমলনামার 


দেওয়া হবে A 
CE EES RAL LL Tes A 
Z চে ৮০০ ৪2 বি 1৩০ nh 
আমরা নিশ্চয় যথাযথভাবে তোমাদের বিরুদ্ধে কথা বলছে আমাদের(তৈরীকরা) এই fl 
আমলনামা f 

প. ১৫52 তি -$ তা £ 24 24 ৫ 

৪ UPN 7555 us ৫৮5 
তোমরা কাজকরতেছিলে যা কিছু লিপিবদ্ধ করিয়েছিলেম 
তোমাদেরকে জীবন দান করেন, তিনিই তোমাদেরকে মৃত্যু দেন। পরে তিনিই তোমাদেরকে সেই কেয়ামতের 


দিন একত্রিত করবেন যে দিনের আগমনে কোনই সন্দেহ নেই, কিন্তু অনেক লোকই এ কথা জানেনা । 
রুকুঃ৪ 

২৭. পৃথিবী ও আকাশ মন্ডলের বাদশাহী এক আল্লাহরই । আর যে দিন কেয়ামতের মুহূর্ত এসে উপস্থিত হবে 
সেদিন বাতিল পন্থীরা ক্ষতির সম্মুখীন হবে । 

২৮. সে সময় তুমি প্রত্যেকটি দলকে হাটুর উপর পড়ে থাকতে দেখতে পাবে। প্রত্যেক দলকে ডেকে বলা হবে, 
‘এস নিজ নিজ আমল নামা দেখে নাও " । তাদেরকে বলা হবে $ ‘আজ তোমাদেরকে সে সব আমলের বদলা দেয়া 


CN 


CSAC 


ক) 
রব হবে যা তোমরা করতেছিলে'। ২৯. এটা আমাদের তৈরী করানো “আমল নামা” । এটা তোমাদের ব্যাপারে ্ 
ঠিকভাবে নির্ভুল সাক্ষ্য দিচ্ছে। তোমরা যা কিছুই করতেছিলে, আমরা তা লিখায়ে রাখতেছিলাম। ১ 


ই সু তু 22 এ ৩ CCE DTD 2 ND TDD DDD TDD 


৬ 


ne 


সূরা আল-জাসিয়া.৪৫ ১৬ পারা২৫ 


৩৩৩ 2১2৩2১2575-৩875 ্‌ TN 
22 চা 
Ae [জো তে 5152 Gh ৫৬ 
রর জানে তখন কাজকরবে ঈমানআনবে যারা আর * 
A EE Ld LAE ME 5৯ EX Edi 
65৫ j 
‘ © Ci i 3 ৬১ ৮৭৬৯৬ S 32 
ৃ [2 রা নে 
ৰ PES I) হা EEE 5132 ৫৫9 | $9 
এ এ আর 
রদ লোহা তে 
॥ 2 58 2 দা দি এ 25 পাতা 
1 ৪ 925১৯ ৩৪ ০ 
অপরাধী লোক তোমরা ছিলে এবং তোমরা অহংকার কিন্তু ভোয়াের 
) 
J) 


৫, 


৮০০ 


১৯১৯ 


৫ 


কু 


CCA CAA TAA he 
? 


(এমন যে) 
পর 2০৮22 ্ ৫5৫৫ 
vas ডি ১৩5 ৩৩ ডি (৮৮ ১৪৪ 3) be) 
কিয়ামত কি আখরালানি না তোমরাবলতে তার মধ্যে কোন নাই 

(জিনিষ) সন্দেহ 

৫5৮2৫ 22 2 দু Z 25 > 
© সপ ৩০১ তর £ ড BS) ৬ ৬ 
দৃঢ়বিশ্বাসী আমরা নই এবং lls এ ব্যতীত 21 না 


৩০. অতঃপর যারা ঈমান এনেছিল ও নেক আমল করতেছিল তাদেরকে তাদের রব নিজ রহমতের মধ্যে প্রবেশ 
করাবেন । আর এটাই সুস্পষ্ট সাফল্য । 

৩১. আর যারা কুফরী করেছিল, (তাদেরকে বলা হবে) 'আমার আয়াত সমূহ কি তোমাদের শুনানো হত না? কিন্ত 
তোমরা অংহকার করেছ, আর অপরাধী লোক হয়েছিলে' । 

৩২. আর যখন বলা হতঃ “আল্লাহর ওয়াদা ‘সত্য’ আর কেয়ামত আসার কোনই সন্দেহ নেই' তখন তোমরা 
বলতেছিলে, ‘কেয়ামত কি তা আমরা জানি না। আমরা তো শুধু একটা ধারণা মাত্র রাখি বিশ্বাস আমাদের নেই'। 


৯১ 


J 
ea 


৬ 


DDT TTA OD TID TEN 


৫৫৫৫ 


এ 


০৮০১৫ 


রি 50৬৮৫ sd 
5 ~~ | 
> 
ক মন্দ কাজগুলো তাদের কাছে প্রকাশ, এবং 


এ রত A 22 জার ৯৮ 
AH! ০৯ 26 Ory 


এবং বিদ্রুপ করত 


CANA 


2% 2 
£৩ 5 
দুনিয়ার জীবন 
দিয়েছিল 
A224 323 37 চা হে পার 279 (2 রর 
ও ১৯৯৩৫ 2 ১ ঠ ৩৫৩ ৩৯৯৯৪ ১ 


সন্তুষ্টি লাভের তাদেরকে 'না, এবং তা থেকে তাদের বেরকরা না 
_সুযোগদেওয়া হবে হবে 


y 
Y 
ধু 


৩৩. তখন তাদের সামনে তাদের আমলের দোষ-ক্রুটিগুলো সুস্পষ্ট হয়ে উঠবে । আর তারা সেই জিনিষ দিয়ে 
পরিবেষ্টিত হবে যা সম্বন্ধে তারা ঠাট্টা ও বিদ্রুপ করতেছিল। 

৩৪. আর তাদেরকে বলা হবে যে, আজ আমরাও ঠিক সে ভাবেই তোমাদেরকে ভুলে যাব যেমন করে তোমরা এই 
দিনের সাক্ষাৎ হওয়াকে ভুলে গিয়েছিলে। তোমাদের ঠিকানা এখন জাহান্নাম; তোমাদের সাহায্যকারীও কেউ 
নেই। 

৩৫. তোমাদের এই পরিণাম এ জন্যে হল যে, তোমরা আল্লাহর আয়াতগুলোকে ঠাষ্টা-বিদ্রুপের জিনিষ বানিয়ে 
নিয়েছিলে। আর দুনিয়ার জীবন তোমাদেরকে বড় ধোকায় ফেলে রেখেছিল । কাজেই আজ না তাদেরকে দোজখ 
হতে বের করা হবে, না তাদেরকে বলা হবে যে, ক্ষমা চেয়ে নিজ খোদাকে রাজী করিয়ে নাও ৪ । 


৪1 এই শেষ বাক্যাংশ এই ধরনে বলা হয়েছেঃ যেমন কোন মনিব নিজের কিছু খাদেমদেরকে ধমক দেওয়ার পর অন্যকে উদ্দেশ্য করে 
বলে-“আচ্ছা, এখন এই অপদার্থদের জন্যে শাস্তি হচ্ছে এই” । 


TEETER REISS SIT STS 


71 


A 
১৮১০১০০০০৯১ 


সূরা আল-জাসিয়া.৪৫ 


পু ুতুত 


|; ERR RRR RETENTION 
। (৫ hh 
11 ৫ w 2 2 4 | 
CEN 2 5 ৯১০ ৩৫ LD BSH 
পৃথিবীর রব ও _ আকাশমত্তলীর (যিনি) সুকল আল্লাহর সুতরাং A 

11 ৫ রি ৮০ রর 
৯৮০ 3 2৮০০ 29 ০2৮০ ৩ | 


| ৩৬. অতএব প্রশংসা আল্লাহর জন্যেই যিনি যমীন ও আসমান সমূহের মালিক ও সমগ্র জগংবাসীদের 
পরওয়ারদিগার । 


৩৭. যমীন ও আসমান সমূহের শ্রেষ্ঠতু-প্রাধান্য তারই জন্যে, তিনিই মহা পরাক্রমশালী এবং সুবিজ্ঞানী । 


সত এক্স ১১১৯ পেপ১১৯১১৯৮১৯৮১৯১৮৯১ 
® 
t 
\ 
ডু 
৬ 
6 
&. 
৬ 
-ঠ 
রী ৬৬ 
DDD PD DTD r] ১৮৯৮ 
(০২ 


১৪১৪১০০০০৯০ 


কুহু 


তত 


তু কু 


় 

ৃ 

y 

Y 

ly] 

) 

| 

J 

/ 
0 


রত 
৯ 
L 
\ 
Rk 
তু 


নামকরণঃ এই সূরার ২১ নম্বর আয়াতের বাক্য ১৬৮৯১৬ ৮*৮৮)১১)১|. হতে এর নাম গৃহিত 
হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ এ সূরার ২৯-৩২ নম্বর পর্যস্তকার আয়াতে একটা এঁতিহাসিক ঘটনার 
উল্লেখ হয়েছে। তার ভিত্তিতেই এ সূরাটির নাযিল হওয়ার সময়-কালের কথা জানতে পারা যায়। এতে জিনদের 
আগমন ও কুরআন শুনে চলে যাওয়ার যে ঘটনাটির উল্লেখ হয়েছে, হাদীস ও এঁতিহাসিক বর্ণনার দৃষ্টিতে তা 
সংঘটিত হয়েছিল তখন যখন নবী করীম (সঃ) তায়েফ হতে মক্কা শরীফের দিকে প্রত্যাবর্তিত হয়ে 'নাখলা' 
নামক স্থানে অবস্থান করছিলেন। সমস্ত নির্ভরযোগ্য এতিহাসিক বর্ণনানুযায়ী হিজরতের তিন বৎসর পূর্বে নবী 
করীম (সঃ) তায়েফ যাত্রা করেছিলেন । এ দৃষ্টিতে এ কথা নির্দিষ্ট হয়ে যায় যে, এ সূরাটি নবুয়্যতের ১০ম বছরের 
শেষ কিংবা ১১শ বছরের শুরুতে অবতীর্ণ হয়েছিল। 


এঁতিহাসিক পট ভূমিঃ নবুয্যতের ১০ম বছরটি নবী করীম (সঃ)-এর জীবনে অত্যন্ত কষ্টের বছর ছিল। 
কুরাইশের সব কটি গোত্র এক্যবন্ধ হয়ে বনু হাশেম ও মুসলমানদের সঙ্গে ক্রমাগত তিন বছর যাবৎ বয়কট নীতি 
গ্রহণ করেছিল । এই সময় নবী করীম (সঃ) তার বংশ-পরিবার ও সংগী-সাথী সহ আবু তালেব মহল্লায় অবরুদ্ধ 
অবস্থায় পড়ে থাকতে বাধ্য হয়েছিলেন* ৷ কুরাইশের লোকেরা চারদিক হতে এই মহল্লাটিকে পরিবেষ্টিত ও 
অবরুদ্ধ করে রেখেছিল । ফলে এ বেষ্টনী অতিক্রম করে কোন খাদ্য রসদ ভিতরে পৌছতে পারত না। কেবলমাত্র 
হজ্জের সময় এ অবরুদ্ধ লোকেরা বাইরে এসে কিছু খরীদ্দারী করতে পারত। কিন্তু আবু লাহাব যখন তাদের মধ্যে 
কাকেও বাজার কিংবা কোন ব্যবসায়ী কাফেলার দিকে যেতে দেখতে পেত, তখনই ব্যবসায়ীদেরকে ডেকে বলে 
দিত, এ লোক যা কিছু ক্ৰয় করতে চাইবে তার দাম এত বেশী দাবী করবে, যেন তা ক্রয় করা তার পক্ষে অসম্ভব 
হয়ে যায়। পরে সে জিনিস তোমাদের নিকট হতে আমি কিনে নেব। এতে তোমাদের কোন ক্ষতি হতে দেব না। 
ক্রমাগত তিন বছর কাল পর্যন্ত অব্যহতভাবে চলা এ “বয়কট আচরণ' মুসলমান ও বনু হাশেমের মেরুদন্ড 
একেবারে চূর্ণ করে দিয়েছিল । এ সময় তাদেরকে এমন মারাত্মক অবস্থারও সম্মুখীন হতে হয়েছিল যে, ঘাস ও 
গাছের পাতা খাওয়াও তাদের ভাগ্যে জুটেনি। আল্লাহর অনুগ্রহে যে বছর এ বয়কট শেষ হয়, সে বছরই নবী 
করীম (সঃ)-এর চাচা আবু তালেব ইন্তেকাল করেন! যেহেতু দশ বছরকাল ধরে এ আবু তালেবই ছিলেন নবী 
করীম (সঃ)-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিরক্ষার ঢাল, এ কারণে তার এ আকম্মিক মৃত্যু খুবই মর্মান্তিক হয়ে দেখা 
দিয়েছিল। এ দুর্ঘটনার পর এক মাসকালও অতিবাহিত হয়ে যায় নি, এরই মধ্যে নবী করীম(সঃ)-এর জীবন- 
সঙ্গিনী হযরত খাদীজা (রাঃ)-রও ইন্তেকাল হয়ে গেল। নবুয়্যতের সূচনাকাল হতেই এ সময় পর্যন্ত হযরত খাদীজা 
(রাঃ) নবী করীম (সঃ)-এর জন্য সান্ত্বনা ও সাশ্রয়ের অতিবড় অবলম্বন হয়েছিলেন। এই পর-পর সংঘটিত দুঃখ ও 
A কষ্টের ঘটনাবলীর দরুন নবী করীম (সঃ) এ বছরটিকে “দুঃখের বৎসর’ নামে অভিহিত করেছেন। হযরত খাদীজা 
্ হশিয়াবে আবু ভীলেব মক্কার একটা মহল্লার নাম। বনু হাশেম গোত্র এখানে বসবাস করতো । 'শিয়াব' অর্থ 
Y ঘাটি, এ মহল্লাটি যেহেতু আবু কুরাইশ পর্বতের একটা ঘাঁটিতে অবস্থিত ছিল এবং আবু তালেব ছিলেন বনু 
হাশেম গোত্রের সরদার, এ কারণে তাকে 'শিয়াবে আবু তালেব' বলা হত। স্থানীয় বর্ণনানুযায়ী নবী করীম (সঃ)- 
এর জনুস্থান নামে মক্কার যে স্থানটি পরিচিত এ খাটিটি তারই নিকটে অবস্থিত । বর্তমানে তাকে 'শিয়াবে আলী 
উহু 


্ 
) 
Y 


ES 


১ 


wt 


টা 


(রাঃ) ও আবু তালেবের ইন্তেকালের পর মক্কার কাফের সমাজ নবী করীম (সঃ)-এর বিরুদ্ধতা ও শক্রতায় ' 
অত্যধিক সাহসী হয়ে পড়ে তাদের শত্রতামূলক কার্যক্রম পূর্ব হতেও অনেক বেশী তীব্র ও ব্যাপক হয়ে পড়ে । 
এমনকি নবী করীম (সঃ)-এর পক্ষে ঘর হতে বের হওয়াও এ সময় অতিশয় কঠিন হয়ে দাঁড়ায় । এ কালে 
সংঘটিত একটা ঘটনা এঁতিহাসিক ইব্নে হিশাম উল্লেখ করেছেন- কুরাইশ বংশের এক ব্যক্তি প্রকাশ্য বাজারে 
){ নবী করীম (সঃ)-এর মাথায় মাটি নিক্ষেপ করে। শেষ পর্যন্ত নবী করীম সেঃ) তায়েফ যাত্রার সংকল্প গ্রহণ 


-করলেন। তাঁর উদ্দেশ্য ছিল বনু সকীফ গোত্রকে ইসলামের দিকে আহ্বান জানানো । তারা যদি ইসলাম গ্রহণ না- 
ও করে, তবুও অন্ততঃ তাদের নিকট নির্বিঘ্নে থেকে দ্বীন প্রচারের কাজ করবার সুযোগ করে দিতে তারা রাজি হবে 
বলে তিনি আশা করছিলেন। এ সময় এই তায়েফ যাত্রার উপযোগী কোন যানবাহনও তিনি পাননি । মন্ধা হতে 
তায়েফ পর্যন্ত দীর্ঘপথ তিনি পায়ে হেঁটে অতিক্রম করলেন। কোন কোন বর্ণনানুযায়ী তিনি একাকীই এ সফরে 
গিয়েছিলেন । আর কোন কোন বর্ণনায় বলা হয়েছে, কেবলমাত্র হযরত যায়দ ইব্‌নে হারেসা (রাঃ) তাঁর সংগে 
[1] গিয়েছিলেন। তায়েফ পৌছিয়ে নবী করীম (সঃ) কিছুদিন অবস্থান করলেন । এ সময় তিনি সকীফ গোত্রের সরদার 
|| ও মান্যগণ্য ব্যক্তিদের এক-একজনের নিকট উপস্থিত হয়ে কথাবার্তা বলেছেন এবং ইসলামের দাওআত পেশ 
. করেছেন। কিন্তু তাদের কেউই তাঁর কথার প্রতি একবিন্দু কর্ণপাত করেনি । শুধু তাই নয় তারা নবী করীম (সঃ)- 
কে স্পষ্ট ভাষায় সতর্ক করে দিল ও তায়েফ ত্যাগ করে চলে যাবার নির্দেশ দিল। কেননা তাঁর প্রচারকার্ষের ফলে 
তাদের সমাজের যুবকদের গোমরাহ্‌ (?) হয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছিল । শেষ পর্যন্ত তিনি তায়েফ ত্যাগ 
{| করতে বাধ্য হলেন। তিনি যখন তায়েফ হতে চলে যেতে লাগলেন, তখন সকীফ সরদাররা তাদের গুভ্ডাশ্রেণীর 
লোকদেরকে তার পিছনে লেলিয়ে দিল। তারা পথের দু'পাশে দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত তার প্রতি অপমান-সূচক 
বিকট শব্দ করছিল, গালাগালি করছিল এবং পাথরও নিক্ষেপ করছিল। এর ফলে তার দেহ আঘাতে আঘাতে 
ক্ষতবিক্ষত হয়ে গেল। দেহ হতে প্রবাহিত রক্তে তার পায়ের জুতাও ডুবে গেল। এরূপ অবস্থায় তিনি তায়েফের 
বাইরে একটা বাগানের প্রাচীরের ছায়ায় বসে পড়লেন এবং আল্লাহর নিকট কাতর কণ্ঠে প্রার্থনা করলেনঃ 
“হে আমার খোদা! আমি তোমারই নিকট আমার অসহায়ত্ব, নিরুপায়তা এবং আমার প্রতি লোকদের অসম্মান ও 
অপমানের অভিযোগ পেশ করছি। হে দয়াময়, করুণা নিধান। তুমি তো সকল দুর্বল লোকদের খোদা । আমার 
খোদাও একমাত্র তুমিই । তুমি আমাকে কার হাতে সোপর্দ করছো? এমন লোকদের নিকট আমাকে ন্যস্ত করছো 
| যারা আমার সঙ্গে নির্মম-কঠোর ও রূঢ় আচরণ করবে? কিংবা কোন শত্রুর হাতে আমাকে ছেড়ে দিচ্ছ, যে আমাকে 
পরাস্ত করে রাখবে? হে খোদা! তুমি যদি আমার প্রতি অসস্তুষ্ট না হয়ে থাক তা হলে আমি কোন বিপদকেই ভয় 
করি না! তোমার নিকট হতে আমি যদি নিরাপত্তা লাভ করি, তা হলে আমি অধিক প্রশস্ততা লাভ করতে পারব। 
আমি তোমার নিকট সেই নূর-এর আশ্রয় চাচ্ছি যা অন্ধকারে আলো দেবে এবং ইহকাল ও পরকালের সব ব্যাপার 
সঠিক করে দেবে । আমার উপর তোমার গযব হওয়া হতে আমাকে তুমি রক্ষা কর। আমি যেন তোমার রোষ- 
অসন্তোষের পাত্র না হয়ে পড়ি। তোমার সন্তোষেই আমি সন্তুষ্ট, তুমি যেন আমার প্রতি সন্তুষ্ট থাক । তোমাকে 
ছাড়া কোথাও শক্তি বা বল বলতে কিছুই নেই”( ইব্নে হিশাম, ২য় খন্ড, ৬২পৃঃ) ৷ 

নবী করীম (সেঃ) তায়েফ হতে খুবই মর্মাহত ও দুঃখ ভারাক্রান্ত অবস্থায় মন্কায় ফিরে আসলেন । প্রত্যাবর্তন কালে 
| তিন যখন 'কারনুল-মানাধিল' নামক স্থানে উপস্থিত হলেন তখন দেখা গেল, আকাশে যেন এক খন্ড মেঘ 


Yj জমেছে । তিনি দৃষ্টি তুলে তাকাতেই দেখতে পেলেন জিবরাঈল (আঃ) সম্মুখে উপস্থিত । তিনি ডেকে বললেনঃ 
আপনার লোকেরা আপনার দ্বীনের দা'ওআতের জবাবে যা কিছু বলেছে আল্লাহতা'আলা তা শুনতে পেয়েছেন। 

Y k 

পারেন'। অতঃপর পর্বতসমূহের ফেরেশতা” তাকে সালাম করে বললোঃ “আপনি হুকুম করলে দু'দিকের 
১৩০৩ ৩৩০১৯১৯১১৯০১৯৯১১১৯ 


নি 


ARERR ETAL TSN 


২৩০৩ 


রত 
পর্বতসমূহের ব্যবস্থাকারী ফেরেশতাকে তিনি আপনার নিকট পাঠিয়েছেন। আপনি তাকে যে নির্দেশ চান দিতে 


সন 


চি 


| 392৮০595529 
পাহাড়গুলো এ লোকদের উপর ফেলে এদেরকে নিষ্পেষিত করে দিব' ৷ নবী করীম (সঃ) বললেনঃ 'না, আমি তো A 
বরং এ আশা পোষণ করি যে, আল্লাহতা'আলা এ লোকদের বংশে এমন লোক সৃষ্টি করবেন, যারা এক লা-শরীক 
আল্লাহর বন্দেগী কবুল করবে' ৷ (বোখারী, মুসলিম,নাসায়ী)। 

এর পর নীৰ করীম (সঃ) 'নাখলা' নামক স্থানে গমন করে তথায় কিছুদিন অবস্থান করলেন ৷ এরখন মক্কায় কি করে 
ফিরে যাবেন তাই ছিল এ সময় তাঁর একমাত্র চিন্তা ও ভাবনা ৷ কেননা তায়েফে যা কিছু ঘটেছে তার সংবাদ তো 
ইতিপূর্বেই মক্কায় ছড়িয়ে পড়েছে। এর পর মক্কার কাফেররা আরও অনেক বেশী দুঃসাহসী হয়ে পড়বে। এ 
সময়ের মধ্যে কোন এক রাব্রিবেলা নবী করীম (সঃ) নামাযে কুরআন মজীদ পাঠ করছিলেন । এ সময় জবনদের 
. একটা দল এ দিক হতে চলে যাচ্ছিল। তারা কুরআন শুনতে পেল, ঈমান আনলো এবং ফিরে গিয়ে নিজেদের 
জাতির মধ্যে ইসলাম প্রচার শুরু করে দিল । আল্লাহতা"আলা তার নবীকে এ সুসংবাদ জানিয়ে দিলেন। বললেন, 
মানুষ আপনার দা'ওআত গ্রহণ করতে অস্বীকার করলেও অসংখ্য জ্বিন ভার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এবং 

তা নিজেদের মধ্যে প্রচার করছে। 


আলোচ্য বিষয় ও বিষয়বস্তুঃ এরূপ অবস্থা ও প্রেক্ষিতে আলোচ্য সূরাটি নাযিল হয়। এক দিকে 
" এ সুরার নাযিল হওয়াকালীন অবস্থা এবং অপর দিকে এই গোটা সূরাটি সামনে রেখে গভীর দৃষ্টিতে অধ্যয়ন 
করলে এ ব্যাপারে কোনই সন্দেহ থাকবে না যে, এ কুরআন বন্ত্ুতঃই হযরত মুহাম্মদ (সঃ)-এর নিজের কালাম 
নয়। এর অবতরণ মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ আল্লাহ্‌র নিকট হতে হয়েছে। কেন না পূর্ব বর্ণিত অবস্থার সম্মুখীন 
মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই যে সব মানবীয় হৃদয়াবেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়ে থাকে এ সূরার শূরু হতে শেষ 
' পর্যন্ত কোথাও তার এক বিন্দুও পরিলক্ষিত হয় না। এ যদি হযরত মুহাম্মদ (সঃ)-এর কালাম হ'ত তা হলে এ.. 
সময় রসূলে করীম (সঃ)-এর হৃদয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছিল এবং যে কঠিন অবস্থার সম্মুখীন তিনি হয়েছিলেন: 
তার,কিছু-না-কিছু প্রতিফলন এ সূরাটিতে অবশ্যই লক্ষ্য করা যেত। কেননা এ সময় বিপদের পর বিপদ ও 
দুঃখের ওপর দুঃখের কঠিন আঘাত এসে রসূলে করীম (সঃ)-এর হদয়-মনকে চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছিল! 
, তায়েফের হৃদয় বিদারক ও দুঃসহ ঘটনাটি কয়েকদিন পূর্বেই সংঘটিত হয়েছিল । উপরে উদ্ধৃত প্রার্থনা-বাণীটি 
স্বয়ং নবী করীম (সঃ)-এর মুখনিঃসৃত ফরিয়াদ । তার প্রতিটি শব্দে তীব্র তীক্ষ অভিযোগ প্রকট হয়ে ফুটে উঠেছে। 
কিন্তু ঠিক সেই সময় ও সেই অবস্থার প্রেক্ষিতে নাযিল হওয়া এ সূরাটি স্বয়ং নবী করীম (সঃ)-এর মুখে উচ্চারিত 
হওয়া সত্বেও তাতে এ ভাবধারার বিন্দুমাত্র প্রভাবুও দেখা যাবে না। 

কাফেররা তখন যে সব বিভ্রান্তি ও গোমরাহীতে নিমজ্জিত ছিল তার ফলাফল ও পরিণতি সম্পর্কে সাবধান করাই 
এ সূরার মূল আলোচ্য বিষয়। তারা তীব্র অহংকার ও বড়ত্ব বোধের পৌনপুনিকতা সহকারে সে বিভ্রান্তি ও 
গোমরাহীর উপর শক্ত আসন গড়ে বসেছিল। তারা এ বিভ্রান্তি ও গোমরাহী হতে মুক্ত হতে আদৌ প্রস্তুত ছিল না। 
যিনি তাদেরকে এ গোমরাহী হতে মুক্ত করতে প্রানপণ চেষ্টা চালাচ্ছিলেন, তারা বরং তাকেই তীব্র তিরস্কার, 
নির্যাতন ও শত্রুতার শিকার বানিয়ে নিয়েছিল। এ দুনিয়াকে তারা একটা উদ্দেশ্যহীন খেলনা মনে করে 
খু নিয়েছিল। তারা নিজেদেরকে এ দুনিয়ায় দায়িত্হীন মনে করতো, কারও নিকট জবাবদিহি করতে হবে, এমন 
A কোন চিন্তাই তাদের ছিল না। তাদের মতে আল্লাহর তওহীদ- তথা একত্‌ ও একত্বের প্রতি ঈমান আনার 
g দা'ওআত ছিল অযৌক্তিক । তাদের মেনে নেয়া প্রভুগণকে তারা মনে করতো মহান আল্লাহর সাথে বাস্তবিকই 
অংশীদার । কুরআন মজীদ মহান আল্লাহর কালাম এ কথা মেনে নিতে তারা প্রস্তুত ছিল না। 'রিসালাত' সম্পর্কে 
তাদের মনে একটা আশ্চর্য ধরনের জাহেলী ধারণা বর্তমান ছিল। নবী করীম সেঃ)-এর রসূল হওয়ার দাবীকে 
Y যাচাই করার জন্যে তারা নানা ধরনের মানদন্ড উপস্থাপিত করছিল। ইসলাম সত্য দ্বীন নয় বলে তারা মনে 
ন্‌ করতো। তাদের বড় বড় পীর, গোত্রপতি ও তাদের জাতির এক শ্রেনীর বুদ্ধিজীবীরা তা মানে না; বরং তাদের, 
হু ভুতু তু 


টিপিপি গজ 


ঢ্‌ এটি 


IER CRRA: 


ly 


৬০৩ CRY 


শব্দব-৮/৪__ 


DDD 


৯৮৯০৯ 


eon TDD DOTTY 


Ca 


\ 
J 
| 
১ 


ৃ 
ৃ 
ৃ 
ৃ 


পপর 


১ ৮-৫-৫০৫০০ 


৫৯৮৯৯ 


৬২২৩৩৬৩৩৬৫৩ 


ডি 
¢ 


স্থলে মুষ্টিমেয় যুবক, অতি অল্প সংখ্যক দরিদ্র বা দাস শ্রেণীর লোকেরাই কেবল তার প্রতি ঈমান এনেছে, এটাই 
ছিল তাদের মতের সমর্থনে বড় প্রমাণ কিয়ামত, মৃত্যুর পর জীবন, প্রতিফল ইত্যাদি বিষয় গুলিকে তারা মনগড়া 


কাহিনী মনে করতো । এ সব ঘটনা কোনদিনও সংঘটিত হবে তা তারা আদৌ বিশ্বাস করতো না। 
আলোচ্য সূরাটিতে এসব গোমরাহীর এক একটির প্রতিবাদ করা হয়েছে অত্যন্ত বলিষ্ঠ যুক্তির ভিত্তিতে সে সংগে 


কাফের সমাজকে সাবধান করে দেয়া হয়েছে এই বলে যে, সুস্থ বিবেক-বুদ্ধি ও অকাট্য যুক্তি-প্রমাণের সাহায্যে 
প্রকৃত মহাসত্য অনুধাবন করতে চেষ্টা করার পরিবর্তে তোমরা যদি হিংসা-বিদ্বেষ ও হঠকারিতা সহকারে 
কুরআনের দা'ওআত ও মুহাম্মদ (সঃ)-এর রিসালাতকে অগ্রাহ্য ও অমান্য কর তা হলে তোমরা নিজেরাই 
নিজেদের পরিণতি অত্যন্ত খারাপ করে বসবে এবং সেই মারাত্মক পরিণতি হতে তোমরা কোনক্রমেই নিষ্কৃতি 
পেতে পারবে না। 


্‌ আয়াত 
টি 


অতীবমেহেরবান অশেষদয়াবান আল্লাহর নামে (শুরু ক 


< ALL se রন ৬১৮৮৫) (৫2৫5 | 


উভয়ের মাঝে যা কিছু এবং পৃথিবীকে আর আসমানসমূহকে আমরা সৃষ্টি না 
(আছে) করেছি 


(না) 
25৭ তা 5০৫ 
1১০57 ৩৬৯ 
সে সম্পর্কে অস্বীকার করেছে যারা 
যার 


রুকুঃ, 

১. হাঁমীম। 

২. এই কিতাবের অবতরণ হয়েছে মহা পরাক্রমশালী ও মহাবিজ্ঞ আল্লাহর নিকট হতে । 
৩. আমরা পৃথিবী ও আকাশ মন্ডল এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে, তা সবই সত্যতাসহ ও একটি বিশেষ | 
সময়ের নির্ধারণ সহকারে সৃষ্টি করেছি। কিন্তু এই কাফের লোকেরা সেই মহাসত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছে যে Y 


বিষয়ে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। Y 


৩৩৩৩ ২৯০৩ 


222 29724 গত 

৩১১ ৬৪ 1১৮৩৯ ৩৮2 

ছাড়া ডাকে তারচেয়ে 
যে 


A রি 2 1 
2 aD 2% ০১ 
এবং দিন পর্যন্ত 


41 এ)! 
কিয়ামতের 


তারা 


e237 3 50 ৫ রি না 
Hd HE ও ৮৯৯1০) 


। তারা হবে সৰ একত্রিত যখন এবং 
শত্রু, তাদেরজন্যে ব যানুষকে করাহবে 


৪. হে নবী! তাদেরকে বল, তোমরা কি কখনও চোখ মেলে দেখেছ যে, তোমরা এক খোদাকে বাদ দিয়ে যে সব 
দেব-দেবীকে ডাক, আসলে তারা কারা? আমাকে খানিকটা দেখাওনা পৃথিবীতে তারা কি সৃষ্টি করেছে; কিংবা 
আকাশ মন্ডলের সৃষ্টি ও ব্যবস্থাপনায় তাদের কি অংশ রয়েছে? এর পূর্বে আসা কোন কিতাব কিংবা জ্ঞানের কোন 
অবশিষ্ট (এ সব বিশ্বাসের সমর্থনে) তোমাদের নিকট থাকলে তা নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক। 

৫. সে লোকের তুলনায় অধিক বিভ্রান্ত আর কে যে আল্লাহকে বাদ দিয়ে এমন সব সত্তাকে ডাকে যারা কেয়ামত 
পর্যন্তও তাকে জওয়াব দিতে পারে না ১? তারা বরং এ লোকদের ডাকাডাকি সম্পর্কেও অনবহিত। 

৬. আর যখন সমস্ত মানুষকে একত্রিত করা হবে তখন তারা যাদেরকে ডেকেছিল তাদের শত্রু হবে 

১। জওয়াব দেওয়ার অর্থ-কারুর আবেদনে ফয়সালা দান করা । অর্থাৎ এই উপাসাদের সে ক্ষমতাই নেই যার ভিত্তিতে তারা এদের 
প্রার্থনা ও আবেদন-নিবেদনের উপর কোন সিদ্ধান্ত ব্যক্ত করতে পারে। 


২ হু 


রত 


NACE 


সূরা আল-আহকাফ.৪৬ ২৪ 


পারা২৬ 
০৩০৩৩০২৩২০৭ A ৯7৩৮০৯৯২১০১ 
নী | 
A 22৯ চা 
} সিডি যখন এবং অস্বীকারকারী তাদের ইবাদত সম্বন্ধে তারাহবে এবং | 
A 2 25 ৫ 22292 AC Z Lad 72! 2 গলা 
[| ৬15 9১7 OG Sin এ পি ঘি 
ৰ মহাসত্যকে যারা ' (তখন) সুস্পষ্ট আমাদেরআয়াত তাদের নিকট { 
বলে গুলোকে )] 
ff 7 32232 চর b&b 922 92 4! 22 সান a : 
OI A bog ০৯৪ 1৩ ie ৩] 
f তারা বলে লা সুস্পষ্ যাদু এটা “তাদের কাছে এসেছে যখন fr 
4 a Ae 2 44৭22৫৫ A দা 
৩৬ ০ ০৯১ ৯৬ ০৩৪১ ৩) US ৮4০১৩ \ 
. হতে আমাকে তোমরা সক্ষম না তবে তা আমি রচনা যদি বল তাসেরচান | 
k (রক্ষাকরতে) করে থাকি করেছে A 
J let ৩ A 222,22 রি 2d 37 As 22%, ৬ 
4 (৮ ১০ ০৪৮ CG পা 2 ১৬ এস 
এর উপর (তিনিই) যে সম্বন্ধে তোমরা আলোচনা এ বিষয়ে খুবজানেন তিনি কিছুমাত্র আল্লাহ 
bi ১ 2 | Ed 
৮5৫ 23242 A+ Fd 5 2 তা 2৬ ০ ০ ০ 
OE Ik A 2 শি 2 এ 1৩95 
মেহেরবান ক্ষমাশীল তিনিই এবং তোমাদের মাঝে ও আমার মাঝে ২ 


এবং তাদের ইবাদতের দায়িত্ব গ্রহণ করতে তারা অস্বীকার করবে২। 
৭. আমাদের স্পষ্ট-অকাট্য আয়াত সমূহ যখন এই লোকদেরকে শুনানো হয় এবং প্রকৃত মহাসত্য তাদের সামনে 
যখন পরিস্কার হয়ে পড়ে, তখন এই কাফেররা এ সম্পর্কে বলে যে এটাতো সুস্পষ্ট যাদু । 
৮. তারা কি বলতে চায় যে, রসূল এটা নিজেই রচনা করে নিয়েছে? তাদেরকে বলঃ “আমি যদি তা নিজে রচনা 
করে থাকি তাহলে খোদার পাকড়াও হতে তোমরা আমাকে কিছুমাত্র রক্ষা করতে পারবে না। তোমরা যে সব কথা 
বানিয়ে বানিয়ে বলে বেড়াচ্ছ, আল্লাহ তা খুব ভাল করেই জানেন । আমার ও তোমাদের মাঝে সাক্ষ্য দানের জন্যে 


তিনিই যথেষ্ট । আর তিনি বড়ই ক্ষমাশীল এবং দয়াবান”5। 


২। অর্থাৎ তারা পরিষ্কার রূপে বলে দেবে-“আমরা কখনও তাদের এ কথা বলিনি যে- তোমরা সাহায্যের জন্য আমাদের প্রতি আহবান 
ও প্রার্থনা করতে থাক, আমরা তোমাদের প্রয়োজন পূর্ণকারী” ৷ আর আমরা একথা জানিও না যে- এরা আমাদের কাছে প্রার্থনা 
A জানাতো। তারা নিজেরাই অনুমান করে নিয়েছিল যে- আমরা তাদের অভাব পুরণকারী আর তারপর তারা নিজেরাই আমাদের উদ্দেশ্যে 
প্রার্থনা জানাতে আরম্ভ করেছিল” ৷ ' 

৩। এখানে এ বাক্যাংশের দুই প্রকার অর্থ প্রকাশ পায়- প্রথম অর্থঃ প্রকৃত পক্ষে আল্লাহতা'আলার দয়া ও তাঁর ক্ষমাগুণের জন্যই এসব 
লোক যারা খোদার কালামের প্রতি মিথ্যারোপ করতে এতটুকুও সংকোচ বোধ করে না, পৃথিবীতে শ্বাস গ্রহণের অবকাশ পাচ্ছে, নচেৎ 
যদি কোন নির্দয় ও কঠোর খোদা এই বিশ্বের মালিক হতেন, তবে এরূপ দুঃসাহসীদের ভাগ্যে একটি স্বাস গ্রহণের পর দ্বিতীয় শ্বাসটি 
গ্রহণের অবকাশই মিলতো না । এই বাক্যাংশের দ্বিতীয় প্রকার অর্থ হচ্ছেঃ যালেমগণ! এখনও এই হঠকারিতা থেকে বিরত হও, তাহলে 
Y আল্লাহতা"আলার করুনার দুয়ার তোমাদের জন্য উন্ৃক্ত আছে এবং এ পর্যন্ত তোমরা যা কিছু করেছো তা মাফ হতে পারে। 
২ 


A 
৫৫৫4৫৩৩৩৩৩5 DODD DDT 


২০৫০১ 


১ 


পরস্পর 


১০০৫১ 


(০০ 


৩৩০১০০০০৮০০ 


LS 


৫৫৩ 


Nm 


৫৫৩৩০ 


চে 


ELE 


aA 
fe 
Al 


| 


) 
DDT DTT ET TDD 


১) 


তত 


bY 
TSO 


Ad 


O° 


% 


আনল 
০ ৮০) 


৯. এই লোকদের বলঃ “আমি কোন অভিনব রসূলতো নই । আমি জানিনা কাল তোমাদের সাথে কি আচরণ করা 
হবে, আর আমার প্রতিই বা কি করা হবে। আমি তো শুধু সেই অহী অনুসরণ করে চলেছি যা আমার নিকট 
প্রেরণ করা হয় । আর আমি সুস্পষ্ট ভাষায় সাবধানকারী ব্যক্তি ছাড়া আর কিছুই নই'। 

১০. হে নবী তাদের বল £ “তোমরা কখনও চিন্তা করে দেখেছ কি যে, এই কালাম যদি আল্লাহর নিকট হতেই 
এসে থাকে, আর তোমরা তাকে অমান্য-অগ্বাহ্য করে বস (তা হলে তোমাদের পরিণতি কি হবে)?" এ ধরণেরই 
এক কালামের সত্যতা সম্পর্কে বনী ইসরাঈলের একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছে। সে ঈমান আনল, আর তোমরা 
তোমাদের অহংকারের মধ্যে ডুবে থাকলে! এ ধরণের যালেম লোকদেরকে আল্লাহ কখনও হেদায়াত করেন না। 


৪ । অর্থাৎ প্রথমে যেমন সকল রসূল মানুষই হতেন এবং খোদায়ী গুন ও ক্ষমতায় যেমন তাদের কোন অংশ ছিলনা আমিও একজন সেই 
প্রকারের রসূল । | 

৫ । এখানে সাক্ষীর অর্থ কোন বিশিষ্ট ব্যক্তি নয়; বরং বনীইসরাঈলের একজন সাধারণ ব্যক্তি । আল্লাহর এরশাদের অর্থ হচ্ছে- কুরআন 
মজীদ তোমাদের সামনে যে শিক্ষা পেশ করছে তা এমন কোন অপরিচিত অদ্ভুত জিনিস নয় যা এই প্রথম বার দুনিয়াতে তোমাদের 
সামনে পেশ করা হয়েছে- যে জন্যে তোমরা এ ওযর করতে পার যে- “আমরা এক্সপ অদ্ুত কথা কেমন করে মেনে নিতে .পারি যা 
‘মানব জাতির সামনে পূর্বে কখনো পেশ করা হয়নি"! ইতিপূর্বে তওরাত ও অন্যান্য আসমানী কিতাবও অনুন্থপ শিক্ষা নিয়ে এসেছে এবং 
একজন সাধারণ লোকও তা মেনে নিয়েছে। 


হু তু 


ভুতু 


সস 


৮০:৫৩ 


সূরা আল-আহকাফ.৪৬ ত 


C0224 Pa রথ 224 PA পুর্ণ 72. ন 
19666 ৮1 584 EH OU 
না উত্তম হত ১১ ৮১০৭ যারা বলে এবং 


A 33 255 তা পাপ EX পারছ Ed 
শনি ঞ 


1১৩2 ~ 


A G2 dA 2 
৯০) 5৬ ১৩, 
এবং পুরাতন 


G1 2200 ৩ পর পা 
Uae থয 5s +>) 


A 


টা শা SS 


০০২২০ 


GAA 825৫ 22 4৫? 


কোন ভয় নাই তখন অবিচল থাকে এরপর 


L324 
০০০৮ 


অধিবাসী 
_ (হবে) 


কুকুঃ২ 

১১. যে সব লোক মেনে নিতে অস্বীকার করেছে, তারা ঈমান গ্রহণকারীদের সম্পর্কে বলে যে, এই কিতাব মেনে 
নেয়া যদি কোন ভাল কাজ হত তা হলে এই লোকেরা এ ব্যাপারে আমাদের চেয়ে অগ্রবর্তী হতে পারত না১। এরা 
যেহেতু তা থেকে হেদায়াত পায় নি, সে কারণে এরা অবশ্য বলবে যে এটাতো সেই পুরানো মিথ্যা । 

১২. অথচ ইতিপূর্বে মূসার কিতাব পথ প্রদর্শক ও রহমত হয়ে এসেছিল । আর এই কিতাব তার সত্যতা 
নিরূপনকারী আরবী ভাষায় এসেছে, যেন যালেম লোকদের সতর্ক করে দিতে পারে এবং নেক্‌ আচরণ 
অবলম্বনকারীদের দিতে পারে সুসংবাদ । 

১৩. নিঃসন্দেহে যারা বলেছে ‘আল্লাহ-ই আমাদের রব; পরে তার উপরে দৃঢ় হয়ে দীড়ায়েছে তাদের জন্যে কোন | 
তয় নেই, না তারা চিন্তা-ভারাক্রান্ত হবে। ১৪. এই ধরণের সব লোকই জান্নাতে যাবে। 

৬। তাদের বলার উদ্দেশ্য হচ্ছেঃ গুটি কয়েক নির্বোধ লোক এই কুরআনের প্রতি ঈমান এনেছে। নচেৎ এ যদি কোন উত্তম কাজ হতো 
তবে আমাদের মত বুদ্ধিমান লোকেরা এ ব্যাপারে কেমন করে পশ্চাতে পড়ে থাকতে পারতাম। 
৩৩৫৩4৩৬০১৮১: 


জিপি 


0১9 


Vd CSET 
RR RRR RDNA SRR 


১১ 


তক 


৯১১৯৯১১১১৯৯ 


AIL 


25 


৬৬ 
. 
SSS 


৩022৩222৩2৫ 
০০৫১০ 


তা 


৫০০১ 


হত 


শত 


CCA 


১ 


পপ 


যেখানে তারা চিরকাল থাকবে, তাদের সে সব আমলের বিনিময়ে যা তারা করতেছিল। 
১৫. আমরা মানুষকে পথ নির্দেশ দিয়েছি যে, তারা যেন নিজেদের পিতা-মাতার সাথে নেক্‌ আচরণ করে । তার 
মা কষ্ট সহ্য করে তাকে গর্ভে রেখেছে এবং কষ্ট স্বীকার করেই তাকে প্রসব করেছে। তার গর্ভধারণে ও দুধ পান 
ত্যাগ করানোয় ত্রিশ মাস অতিবাহিত হয়েছে। শেষ পর্যন্ত সে যখন নিজ পূর্ণ শক্তি অর্জন করল এবং চল্লিশ 
বছরের হয়ে গেল, তখন সে বললঃ ‘হে আমার খোদা! তুমি আমাকে তওফিক দাও, আমি যেন তোমার সেই সব. 
নিয়ামতের শোকর আদায় করি যা তুমি আমাকে ও আমার পিতা-মাতাকে দিয়েছ এবং যেন এমন নেক্‌ আমল 
করি যাতে তুমি সন্তুষ্ট হবে । আর আমার সন্তানকেও নেক বানিয়ে আমাকে শাস্তি-সুখ দাও। আমি তোমার সামনে 
তওবা করছি এবং আমি অনুগত-অবনত (মুসলিম) বান্দাদের মধ্যে শামিল আছি'। { 

ই EEE EES) 


OO OOO OY 


১০৬, 


৫৬৫ 


CLAS 


) 


সূরা আল-আহকাফ.৪৬ ২৮ পারা২৬ 


৮2০2৩২৩ ১ aS 
৫৩255০১১১১০ 


A - রা পা ৰ 
॥ 0 পরি 232d 2222 2252 / + KH 
PA চর / AS নি ৰ ১] 1 fb 
A 25৩৩ ১১৩৮ ৩ I ৮৪ Eo ০১1 
A মার্জনাকরি এবং তারা কাজ যা সর্বোত্তম তাদের গ্রহণকরি (তারাই) এসব লোক A 
ন্‌ আমরা করেছে থেকে আমরা f 
1 
A সত্য J 4 
IA ডে A 


DD 


A) 

A A 
fg) R 
Y নি 
Y A 
Y A 
J ভয় দেখাচ্ছ A 
b + ee >t AAA ভার 7 722 “ 
| এ) ৩৩ ৩)$ ৩০ es এটা ৬৬৯০০ 25 
আল্লাহর ওয়াদা নিশ্চয়. ঈমানআন তোমার আল্লাহরকাছে ফরিয়াদকরে তারাদুজন এবং R 
A দুর (এবং বলে) রর ৫ A 
A Lr 672 22) ৮4 TT! AAT ৪ 
ACSI ৩ ৯৩ Le Os ইউ 
nh পুরাতনকালের উপকথা সমূহ এব্যতীত এটা নয় সেবলে অতঃপর সতা A 
নি চি ৮ ঢং 2302 3 Id 4৫৮ তে 5. পদকে 
€ ৬৯ রি A পরে ৰ A] 
(| ০৩৩৬ ঠা 0 ০51 GS ৩৯ wn) 2) f 
/] (যারা) (শান্তিপ্রাপ্ত। ‘তারাহবে) (আল্লাহর) যাদেরউপর সত্যহয়েছে তারাই খসব লোক | 
ELS MR 

পাও ৩৭ EAE . Ci A w ডি w 2 2 2 

Yo ০2/৮৯৯৬ ০৪০১৮ ০০৯5 x ৩৪ ৮৫৯ ৩2 
র্‌ ক্ষতি তারাছিল তারা নিশ্চয় মানুষের ও জ্বিন মধ্যহতে তাদেরপূর্বে WY 
রা ১৬. এ ধরণের লোকদের নিকট হতে আমরা তাদের সর্বোত্তম আমল সমূহ গ্রহণ করি, আর তাদের অন্যায় $ 
V ক্ৰটিসমূহ ক্ষমা করে দেই । তারা জান্নাতি লোকদের মধ্যে শামিল হবে, সেই সত্য ওয়াদা অনুযায়ী যা তাদের Y 
| প্রতি করা হয়েছিল। 
রা ১৭. আর যে ব্যক্তি নিজের পিতামাতাকে বললঃ “উঃ, তোমরা দুজন জ্বালায়ে মারলে । তোমরা কি আমাকে ভয় Y 
[$] দেখাও যে. আমি মরার পর আবার কবর হতে বের হব? অথচ আমার পূর্বে বহু বংশ অতীত হয়ে গেছে (তাদের | 
Y মধ্য হতে তো কেউ উঠে আসল না)'। মাতা এবং পিতা আল্লাহর দোহাই দিয়ে বলেঃ 'ওরে হতভাগা! ঈমান আন, Y 
আল্লাহর ওয়াদা তো সত্য' ৷ কিন্তু সে বলেঃ ‘এ সব তো পুরানোকালের বার বার বলা গল্প-কাহিনী'। 
১৮. এরা সেই লোক যাদের উপর আযাব হবার ফয়সালা হয়ে. গেছে। এদের পূর্বে জিন ও মানুষের যে গোষ্ঠি ৰ 
IK 


(খুই চরিত্রের) অতীত হয়েছে তারাও এদের মধ্যে শামীল হবে। নিঃসন্দেহে এ লোকেরা বিরাট ভাবে ক্ষতিগ্রস্ত 
[| চ এ 
০০০৩০ ৩ 


৩ 


Cant 


a 


ASSASSIN SD TDD 2 DDD 


22/372 a Al ALAA AN 
ells ৩ => so 
তারা কাজ 


AA fl 


ৰ রে 
তাহতে মর্যাদা প্রক্তেকের এবং 
যা (রয়েছে) জন্যে 


তু ুতুুতুু 


০০১৪ 2০ 5০০৯৮ SN 


উপস্থিতকরা হবে যেদিন এবং যুলুমকরা হবে না 


১৮ 
৫৫2৩ 


৯৮৯১১৯৯১১৯১ 
১১৯০৯৯৯৯১৯৯ 


Ee EP AEP 


7০১1 ৩০৮ 


(তাদেরকে) 
যারা 


DDS 


তি 25 


° Lad 


OS 
PDD DDD DTA 


০৫০৩৫ 
DDT 


\ 


fh 
ff 
[¢ 
pb 
fp 


৫৩ 
3৩০ 


রি 


১১১০ 


চে ILI, 
সু ৯ ৫১ (৩৯০১ 


ম্ররণকর এবং 


১৯১ 


সু 


অিদের কথা) 


১৯. উভয় গোষ্ঠির মধ্য হতে প্রত্যেকের মান-মর্যাদা তাদের আমল অনুযায়ী নিরূপিত হবে, যেন আল্লাহ তাদের 
কৃতকর্মের পূর্ণ প্রতিফল তাদেরকে দান করেন। তাদের উপর কখনই যুল্ম করা হবে না। 

২০. পরে এই কাফেরদেরকে যখন আগুনের মুখে এনে দীড় করে দেয়া হবে তখন তাদেরকে বলা হবেঃ “তোমরা 
তোমাদের অংশের নিয়ামত সমূহ নিজেদের বৈষয়িক জীবনেই নিঃশেষ করেছ, তার স্বাদ তোমরা গ্রহণ করেছ। 
এখন তোমরা পৃথিবীতে কোন অধিকার ছাড়াই যে অহংকার করতেছিলে, আর যে সব নাফরমানী তোমরা করেছ, 
তার প্রতিফল হিসেবে আজ তোমাদেরকে লাঞ্চনার আযাব দেয়া হবে । 


তু 
হস S 


রুকুঃ৩ 
২১. এই ‘লোকদেরকে' 'আদ-এর ভাই (হন্দ)-এর কাহিনী খানিকটা শুনাও। 


৫০৫৫০০৫৫৫২৩ 


gp 


CECE 
(০০৩০০০৩০৩৩৩ 


pr সত সর 
৫ ০০১০০ 


IK 


A 


A এ] 


SCOALA CAIN SCD DET Tn DODDS 
EE 24 রত ঠি 2০৭ 22 পর্ণ এরা 
নি রি ST হি 
> ৬৪ 5 ৮১৩০ 3. ০৮০৪১ JI) 


অতীত হয়েছে নিশ্চয় এবং আহকাফ (উপত্যকায়) তারজাতিকে সে সতুর্ক 


er 
RY 


৫৩৬ 


এবং 
(এই বলে) 
2), চা রে এমা SAL 2 চিনি; পো) রি 
(9১ BY ৬৮৩৬ ৫৫ ০৮ 3১৮৭) sl 
(যা) শাস্তির ত 
সা ছা তোমাদের তয়করি আমি নিশ্চয় আল্লাহ ব্যতীত 


2 পর এ পার্ট 
us Cad 


টি, 


যেন আমাদের কাছেতৃমি ৰ 


রর মা | A যক চি 
LS cr ত ৩ 


দ অন্তর্ভূক্ত তুমিহও যদি 


5 5 | ভিলা Z f র 
৷ 0° 5 টস PA পতি 


ad 


রি রণ 5 এপার পর AIF ০৩১০৮ 
৩০১৩ 890 Ee 0583 
তা তারা যখন অতঃপর (যারা) 

দেখল তা করছ 


. যখন সে আহকাফ-এ নিজ জাতির লোকদেরকে সাবধান ও সতর্ক করেছিল- এ রকম সাবধান সতর্ককারী লোক 
এর পূর্বেও এসেছিল এবং এর পরও এসেছে - যে, “আল্লাহ ছাড়া আর কারও বন্দেগী করবে না। 

আমি তোমাদের ব্যাপারে এক ভয়াবহ দিনের আযাবের আশংকা বোধ করছি'। 

২২. লোকেরা বলেছিলঃ 'তুমি কি আমাদেরকে বিভ্রান্ত করে আমাদের মা'বুদের প্রতি বিদ্রোহী ও অনমনীয় 
বানিয়ে দেয়ার উদ্দেশ্য নিয়ে এসেছ? ঠিক আছে, তুমি তোমার সেই আযাবটাই নিয়ে এস যার কথা বলে তুমি 
{| আমাদেরকে ভয় দেখাচ্ছ, তুমি যদি বাস্তবিক সত্যবাদী হয়ে থাক'। 
২৩. দে বলল, ‘এ বিষয়ের জ্ঞানতো আল্লাহরই রয়েছে"! আমি তো তোমাদের নিকট শুধু সেই পয়গামই পৌছে 
] দিচ্ছি, না সহ আমাকে পাঠানো হয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে, তোমরা মুর্খতামূলক আচরণ করছ'। 
Y ২৪. পরে তারা যখন সে আযাবকে নিজেদের উপত্যাকার দিকে আসতে দেখল 


45525255255 


১৩ 


পু ০০০০০০১৯১১১ 
৮০৬ 


২২৩ 
হু 


০৩০৩০ 


st 


১৩ 


০৩৫২৩০২৩৩৩৫ 


৭। অর্থাৎ তোমাদের উপর কখন আযাব পাঠানো হবে এবং কতদিন পর্যন্ত তোমাদের অবকাশ দেয়া হবে এই কথার জ্ঞান । 


EERE RRR RAAT ১১১০০০০০১০০ ১১১৮১৮৯৮। 


৪ 


সূরা আল-আহ্কাফ.৪৬ ৩১ পারা২৬ 


2 ৮ ৮০) 2৩ রি A 5 
? ৮০১৯ ০০ 1 } 
fh আমাদেরকে মেঘমালা এটা তারা ? 
A Ti f 


০৫ 


SSS 
৩ 


2 Ah 232) Z কোটি ৮৫ »৪প ঠক Awd 
Ho BS 4 Io SIAL ও ; 
1[] কৰ্মফলদেই এভাবে তাদেরবসতিগুলো  এব্যতীত দেখাযাচ্ছিল না তারা হয়েগেল তখন ভার | 

আমরা __ আরকিছু) (এমন যে) রবের A 
2 2 2 > 94৫ 22 পে ৩ চটি 7/22 নী 
৩) ৮৮৩ ৬৪) 5 | ক 
না এমন তাদেরকে আমরা নিশ্য় এবং (যারা) লোকদেরকে 
যার ক্ষমতা! দিয়েছিলাম অপরাধী A 
৫ রন ৮১৫৫ কি, রা পেত ৫ 25 পিক 
: টু দিয়ে নু টা 
ও চোখ ও কান তাদেরকে আমরা দিয়েছিলাম এবং 
122 ঠা লা ঠা প্রি তে SPDT A 2) DOT 1 24 Ad EEA ন্‌ 
fn 2 ঠা ১) (৪৮ ৩৮ 2 রর ১১৩১ 
তাদের চোখ না এবং তাদের কান তাদের জন্যে কাজে আসল না অতঃপর হৃদয় A 
2222 


মা 11 চাবি 2 2৫ হার হর রত 
Merl ৩১৩৭ 1৯৬ 3) 55 ৩৪ PGRN : 


আল্লাহর আয়াতগুলোকে তারা অস্বীকার করতেছিল যখন কিছুই কোন তাদরে অন্তর না আর 


তখন বলতে লাগলঃ এটা 'মেঘপুঞ্জ, এটা আমাদেরকে পরিসিক্ত করে দেবে- 'না* বরং এটা সেই জিনিস যার 
জন্যে তোমরা খুব তাড়াহুড়াকরছিলে । এটা বাতাসের ঝঞ্জাতুফান। এর মধ্যে অত্যন্ত পীড়াদায়ক আযাব চলে আসছে। 
২৫. তা তার খোদার নির্দেশে প্রত্যেকটি জিনিসই ধ্বংস করে দিবে' । শেষ পর্যন্ত তাদের অবস্থা এই দাড়াল যে, 
তাদের থাকার স্থানটুকু ছাড়া সেখানে আর কিছু দেখা যাচ্ছিল না। বস্তুতঃ এভাবেই আমরা অপরাধীদেরকে 
কর্মফল দিয়ে থাকি। 
২৬. তাদেরকে আমরা সে সবই দিয়েছিলাম যা তোমাদেরকে দিই নাই | তাদেরকে আমরা কান, চোখ ও হাদয়- 
মন সব কিছুই দিয়েছিলাম । কিন্তু তাদের সে কান কোন কাজে আসেনি, চোখও নয়, হৃদয়ও নয়। কেননা তারা 
আল্লাহর আয়াতসমূহ অমান্য করতেছিল। 
৮ । এখানে এ বিষয়ে পরিষ্কার করে বলা হয়নি যে কে তাদেরকে এই উত্তর দিয়েছিল । কথার ধরণ থেকে স্বত্বঃই বোঝা যায়- অবস্থাগত 


রূপ বাস্তবে তাদেরকে এই জওয়াব দিয়েছিল । তারা মনে করেছিল এ হচ্ছে মেঘ যা তাদের উপত্যাকাকে সিক্ত করতে এসেছে কিন্তু 
প্রকৃত পক্ষে তা ছিল এক হাওয়ার তুফান যা তাদেরকে বিনষ্ট ও ধ্বংস করতে অগ্রসর হয়ে আসছিল । 


৩2252 


পা ৩৩৩৩৩৩১০ 


hc 


কুহু হজ গুহ হু ৩৩৩৩৩ 


রা আল-আহ্কাফ.৪৬ ৩২ পারা২৬ ' 


৫2৩ হা 
পর EA LEO ds 1 | 2 a A 

৩৪) ১৪ ৩১৪২০ 4 ৮৪ ৬ 

নিশ্চয় এবং ঠা্রা-ব্দ্রপ করত যেসম্পর্কে তারা ছিল তাই তাদেরকে ঘিরেনিল এবং 

]২% 2৫ ৫ পর | %& ৫ ৩১ Bry ১০৫ পা ক 
৬০১৯)। ভি 5 ০5১21 (৩ 2 ৯৬৮ ও ৩1 


নিদর্শন আমরাবিভিন্নভাবে এবং জনপদ সমূহের মধ্যহতে তোমাদের চারপার্শ্বে যা আমরা ধ্বংস 
8০৬ বর্ণনাকরেছি (আজ দেখছ) করেছি 


৫" পার 22 ঠতা 225 পা 


৮028 


করেছিল 
ত ৪০ i টু 4 ৫ AM 355 ৩৪ 


তাদেরহথকে উপাস্যন্মপে রা আল্লাহকে ছাড়া 


পা ৩১৪৫ 2৩ 5৮1৮৮ তা পা ১৪: 1 
OID 56 L ০১৬১ এ 
তারা রচনা করতেছিল যা এবং তাদের মিথ্যার এটাই. এবং 


২৭. তোমাদের চারপার্শ্বের বিশাল অঞ্চলে বহুসংখ্যক জনবসতিই আমরা ধ্বংস করেছি । আমরা আমাদের নিজের 
ই 12 নিচ 
২৮. তখন সে সব সত্তা তাদের সাহায্য কেন করেনি আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা আল্লাহর নৈকট্য লাভের 
মাধ্যম মনে করে মা'বুদ বানিয়ে নিয়েছিল৯? বরং তারাতো তাদের নিকট হতে হারিয়ে গেল। আনলে তা ছিল 
তাদের মিথ্যে ও সেই কৃত্রিম মনগড়া আকিদা-বিশ্বাসের পরিণতি যা তারা রচনা করে নিয়েছিল । 


৯। অর্থাৎ এই সত্বাগুলির প্রতি তারা প্রথমে এই ধারনার বশবর্তী হয়ে তক্তি-বিশ্বাস পোষণ করতে শুরু করেছিল যে-'এরা খোদার 
অনুগৃহীত দাস; এদের মাধ্যমে আমরা-খোদার নৈকট্য লাভ করবো ।' কিন্তু কালক্রমে তারা এই সত্বাগুলোকে নিজেদের উপাসা বানিয়ে 
নিয়ে সাহাঘোর জন্যে আহবান করতে ও তাদের কাছে প্রার্থনা জানাতে শুরু" করলো এবং তাদের সম্পর্কে এই ধারনা করে বসলো যে 
এরাই ক্ষমতা পরিচালনার অধিকারী, এরা আমাদের অভিযোগ শ্রবণ করতে ও বিপদ-আপদ দূর করতে সক্ষম । বই গোমরাহীর চক্র 
থেকে তাদের মুক্ত করতে আল্লাহতা'আলা নিজের রসূলদের মাধ্যমে নিজের আয়াতসমূহ পাঠিয়ে নানা প্রকারে তাদের বুঝাবার চেষ্টা 
করেন । কিন্তু তারা নিজেদের মিথ্যা খোদার বন্দেগীতে অটল হয়ে জিদ করতে থাকে যে- “আমরা আল্লাহর পরিবর্তে এদেরই আশ্রয় 
ধারণ করে থাকব ।' এখন বল, নিজেদের গোমরাহীর কারণে যখন এই মোশরেকদের উপর আল্লাহর আযাব নেমে এসেছে, তখন 
তাদের সেই অভিযোগ শ্রবণকারী বিপদতারণ উপাস্যরা কোথায় সরে গিয়েছে? এই দুঃসময়ে তারা তাদেরকে সাহায্য করতে এগিয়ে 
আসে না কেন? 


ছু ৫ ৩০০৩০ ০০০৩০১১১০১১ 


বরা আল-আহকাফ.৪৬' ৃ ৩৩. 


DPD PPD PD POD ea] 
ATSC SD De DD Toa ODD DD noon 


SY 


টে পে তি 2 2হুউউ্ তি ভ৬৩উত্ভউউত৩, 
ELC LL CRT EOC LC CCC LCE TS PTD TD TTT ৩৩৩৮5252525 


rg 
২ 


পা 125) তা 55 


IOs টা ৩৪:15 ৪) ৮5১) 2 


৬৬৭ 0৮558 1585 3795 0) 
আমরাশুনেছি তাদের জাতির 


A 
আমরা আমাদের হে ' তারা বলল সতর্ককারী হয়ে 
নিশ্চয় জাতি রর 


দিকে 
5 পাপা ৮৫৩৮ 71258 82 203 8 
সত্যায়নকারী যুসার পরে ৮৮65: চত 


gee OE 


২৯. (সেই ঘটনাও উল্লেখ্য) যখন আমরা ভ্বিনদের একটি গোষ্ঠিকে তোমারদিকে ঘুরিয়ে এনেছিলাম, যন তারা 
কুরআন শুনতে পায়১০। তারা যখন সেই স্থানে উপস্থিত হল (যেখানে তুমি কুরআন পাঠ করছিলে) তখন তারা 
পরস্পর বলল, ‘চুপ হয়ে থাক' ৷ পরে তা যখন পড়া হয়ে গেল, তখন তারা সাবধানকারী হয়ে নিজেদের জাতির 
নিকট ফিরে গেল। 

৩০. তারা ফিরে গিল্ম বললঃ হে আমাদের জাতির লোকেরা । আমরা এমন এক কিতাব শুনেছি যা মূসার পরে 
নাযিল করা হয়েছে; তা নিজের পূর্বে আসা কিতাব সমূহের সত্যতা বিধানকারী। তা পরিচালিত করে সত্য, সঠিক 
ও নির্ভুল পথের দিকে১১। 


পু 


১০। তায়েফের সফর থেকে মক্কা ফেরার পথে যে ঘটনা ঘটেছিল এখানে তার উল্লেখ করা হয়েছে। হুযুর (সঃ) নামাযে কুরআন 
তেলায়াত করছিলেন, এমন সময় জ্নদের একটি দল সেখান দিয়ে যাচ্ছিল । তারা হুযুরের কুরআন পাঠ শোনার জন্যে সেখানে থামে । 
এ সম্পর্কে সকল বর্ণনাতেই এই কথা পাওয়া যায় যে- এই ঘটনায় জ্বিনেরা ছযুরের সামনে দেখা দেয়নি এবং হ্যুরও তাদের আগমনের 


কথা জানতে বা বুঝতে পারেননি । অবশ্য পরে আল্লাহতা'আলা অহী মাধ্যমে হুযুরকে তাদের আসার ও কুরআন শোনার সংবাদ 
দিয়েছিলেন । 


১১ এর দ্বারা জানা গেল- এ জ্বিন-দল প্রথম থেকেই হযরত মৃসা (আঃ) ও আসমানী কিতাবসমূহের উপর ঈমান এনেছিল । কুরআন 
শোনার পর তারা অনুভব করলো যে-এ সেই একই শিক্ষা যা পূর্ববর্তী নবীগণ দিয়ে এসেছেন। সুতরাং তারা এই কিতাব ও তাঁর 
আনয়নকারী রসূলের (সঃ) প্রতি ঈমান এনেছিল । 


RRR 


সহ 


৫১-৩৩-2552 


ৰ 


CSAC ECS AN SD TTT 2D 


Pt এ 


~~ 


টা LD 


১৯৯১৮১৯৮৯৯৮ 


! 


El EN 
৩ 
্ ঞ 
TT RD DDD 4 ৩4322525252525252525 


শত TS 


৩১. হে আমাদের জাতির লোকেরা! আল্লাহর দিকে আহবানকারীর দাওয়াত খহণ করে নাও এবং তার প্রতি ঈমান 
আন । আল্লাহ তোমাদের গুনাহ-খাতা ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে উৎপীড়ক আযাব হতে রক্ষা 
করবেন'। 
৩২. আর যে লোক আল্লাহর আহ্বানকারীর কথা মেনে নেয় না, সে না পৃথিবীতে নিজে এমন কোন শক্তি- 
ক্ষমতার অধিকারী যা আল্লাহকে হারায়ে দিতে সক্ষম, আর না তার এমন কোন বন্ধু-পৃষ্ঠপোষক আছে, যে আল্লাহ 
হতে তাকে রক্ষা করবে । এই শ্রেণীর লোকেরা সুস্পষ্ট গোমরাহীতে পড়ে গেছে। 
' ৩৩. আর এই লোকদের কি বোধোদয় হয় না যে, যে আল্লাহ এই পৃথিবী ও আকাশমন্ডল সৃষ্টি করলেন এবং এসব 
সৃষ্টি কাজে যিনি ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়েন না, তিনি তো অবশ্যই মৃতদের পুনরুজ্জীবিত করে উঠাতে খুবই সক্ষম । | 
কেন নয়? নিঃসন্দেহে তিনি সব কিছুর উপর শক্তিমান। ৃ 


শু 


CCE SAL CAA 


5৩5০৩০ 


হু ইস 


mm Om শম্পা সপ 


সূরা আল-আহকাফ.৪৬ ৩৫ পারা২৬ 

HESSIAN OCC DTD 2 DDD TS 2D ৯ DD DD TDD DD 
5 পা রে CLAN Fd রি £ পাঠ রে ১৮ 

PH ভা Fe LT Gl ০০৮ 2% 5 
(বলাহবে) আগুনের উপর অস্বীকার (তাদেরকে) উপস্থিত করা যেদিন এবং 
নয়কি করেছে যারা হবে 


221৮৫ oy পে তি 

1৯১৩৩ 0 ১৬১ 5 05120 ১৪০ 1 

তোমরা এখন (আল্লাহ) আমাদের রবের শপথ হা তারাবলবে ত্য 
বলবেন (এটা সত্য) 


স্বাদনাও 

টির গু 2 ৰ EE) > Ct 22, ১ ৰ 
0 92৬52 র্ভ ৩ ৩ 
যেমন ' (হেনবী) অতএব তোমরা অস্বীকার করতেছিলে একারণে শাস্তির 

॥ সবর কর. যা 

5 রি Be A ৮৮ তি 2/2 dd 

০০০০০ 3 ০১০১) 05 2 1s) Ko 
রসুলগণ 


ভাড়াছড়া করো না এবং দৃঢ়সংকল্পসম্পন্ন সবরকরেছে 


র্‌ 
EL) 


১১১৯১০১৬১১০ 


APT TTA DTT TTD 257৩2252525 


Pants 


Lan ans 


০ 


৩ 


১৯১ 


৩ 


৩০৫০০০৩৩৩৩৩ ৩৫2522৩৩০৩5 


পি 


Cee BS 


এটা 


এর পে ১৪৮৫০ রর 2782 ৮১ রি 2234 

০) YO O37 22 ৮৫6 ১৮৪ 

নাই তাদেরকে ভয় যা তারা দেখবে যেদিন তারাযেন তাদেরজ্ন্যে 
দেখান হচ্ছে (আজ) (ভাববে) 


3/35 Al 47 AL হা AAC LOE তি 

DL 08 এ উপ 2. 2৭ ৮ ঠিক 
দিনের একদন্ড এ ব্যতীত ০৪৮০৪ 

st AL 27 ৫ 

৪ ০৮২৮৪ A I) 


নাফরমান (যারা) এ ব্যতীত 
লোক 


৩৪. যে দিন এই কাফের লোকেরা আগুনের সামনে উপস্থাপিত হবে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবেঃ “ইহা কি 

সত্য নয়’ তারা বলবেঃ ‘হা আমাদের খোদার শপথ (ইহা বাস্তবিকই সত্য)' আল্লাহ বলবেনঃ 'তা হলে এখন 

আযাবের স্বাদ আস্বাদন কর তোমাদের সেই অস্থীকৃতি-অমান্যতার প্রতিফল রূপে যা তোমরা করতে ছিলে । 

৩৫. অতএব হে নবী! ধৈর্য্য ধারণ কর যেভাবে উচ্চ সংকল্প সম্পন্ন রসুলগণ ধৈর্য্য ধারণ করেছেন । আর এই 

লোকদের ব্যাপারে তাড়াহুড়া কর না। যে দিন এই লোকেরা সে জিনিস্‌ দেখতে পাবে, যে বিষয়ে এদেরকে ভয় 
দেখানো হচ্ছে, তখন তাদের মনে হবে, তারা দুনিয়াতে দিনের একটি ক্ষণের অধিক অবস্থান করেনি । কথাতো 
পৌছে দেয়া হল! এখন নাফরমান লোকদের ছাড়া আর কেউ ধ্বংস হবে কি? | 


ERRATA TET CE EEDA SS 


স্পাস্প্ীশশিশিশ শা শীট শিট 


| As erm, 


| ৰা 


ৃ নামকরণঃ দু'নদ্ধর আয়াতের ১৯৯ ৫০ ০)) ৬১1১1) বাক্যাংশ হতে এর নাম গৃহিত । এতে যে "মুহাম্মদ" 
শব্দটি রয়েছে তাকেই এ সূরার নাম হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। এর অর্থ এই যে, এ সেই সূরা যাতে হযরত 
মুহাম্মদ (সঃ)-এর পবিত্র নামটি উদ্ধৃত হয়েছে। এ ছাড়া এ সূরাটির আর একটা প্রখ্যাত নামও রয়েছে। তা হ'ল 
‘কেতাল' 00. এই শব্দটা বিশ নম্বর আয়াতের 30501 ৮৮১ ডি geal ংশ হতে গৃহিত। 


নাযিল হওয়ার সময়-কালঃ এ সূরায় যে সৱ বক্তব্য রাখা হয়েছে তা সাক্ষ্য দেয় যে, এ সূরাটি 
হিজরতের পর মদীনা তাইয়্যেবায় নাযিল হয়েছে। নাযিল হয়েছে তখন যখন যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছিল, 
কিনতু কার্যত যুদ্ধ তখনও শুরু হয়ে যায় নি। ৮ নম্বর টাকায় এ পর্যায়ের সমস্ত দলীল-প্রমাণ উল্লেখ করা হয়েছে। 


এতিহাসিক পটভূমিঃ যে সময় এ সূরাটি নাধিল হয়েছিল তখন অবস্থা এই ছিল যে, বিশেষ ভাবে 
মক্কা শরীফে, আর সাধারণভাবে আরবের বিশাল অঞ্চলে প্রায় সর্বত্র মুসলমানদের উপর অমানুষিক যুল্ম-নির্যতিন 
ও নিপীড়ন চালানো হচ্ছিল । তাদের জীবন-পরিসর অত্যন্ত সংকীর্ণ করে দেয়া হয়েছিল। মুসলিম জনতা চারদিক 
হতে মদীনার শান্তিপূর্ণ ভূমিতে একত্রিত হচ্ছিল। কিন্তু কুরাইশ-কাফেররা এখানেও তাদেরকে নিশ্চিত্তে-নির্বিপ্নে 
বসবাস করবার সুযোগটুকু দিতেও প্রস্তুত ছিল না। মদীনার ছোট্ট ও স্বল্লায়তন জনপদটি চতুর্দিক হতে 
কাফেরদের পরিবেষ্টনৈে আটক হয়ে পড়েছিল। তারা তাকে নির্মূল-নিশ্চিহ করে দিতে উদ্যত হয়েছিল। 
মুসলমানদের জন্যে এ অবস্থায় দু'টিমাত্র উপায়ই অবশিষ্ট ছিল। হয় তারা দ্বীন ইসলামের দা"ওয়াত প্রচায় ও 
আন্দোলন চালানোই শুধু নয়, ইসলাম পালন ও অনুসরণ ত্যাগ করে জাহেলিয়াতের প্রবল পরাক্রান্ত শক্তির নিকট 
আত্মসমর্পণ করবে, অথবা তারা মারবার ও মৃত্যুবরণ করার জন্যে মাথা তুলে দাঁড়াবে এবং সর্বাত্মক শক্তি 
নিয়োজিত করে আরবভূমিতে ইসলাম থাকবে কি জাহেলিয়াত থাকবে এর চূড়ান্ত ফয়সালা করে ফেলবে। এ 

. সময় আল্লাহতা'আলা মুসলমানদেরকে সে চূড়ান্ত পর্যায়ের ও উচ্চতম মানের কাজের পথ দেখালেন যা 
মুসলমানদের জন্যে একমাত্র পথ । তিনি প্রথমে সূরা হজ্জে (৩৯ নম্বর আয়াত) তাদেরকে যুদ্ধ করার অনুমতি 
দিলেন। পরে সূরা আল-বাকারায় (১৯০ নম্বর আয়াত) এর নির্দেশ স্পষ্ট ভাষায় দিলেন। কিন্তু এ সময় ও এ 
অবস্থায় যুদ্ধ করার অর্থ ও তাৎপর্য যে কি তা তখন সকলে স্পষ্ট বুঝতে পারছিলেন । মদীনায় ছিল মুষ্টিমেয় 
মুসলমানদের একটা বাহিনী । তারা এক হাজার যোদ্ধা-পুরু সংগ্রহ করতেও সমর্থ ছিল না। এ অবস্থায় তাদেরকে 
বলা হচ্ছিল যে, সমগ্র আরবের জাহেলিয়াতের সাথে সংঘর্ষ ও যুদ্ধ করার জন্যে তরবারি নিয়ে বের হয়ে পড়। 
এতদ্বাতীত যুদ্ধ করার জন্যে যে সব সাজ-সরঞ্জাম অপরিহার্য ছিল, তা মদীনার ন্যায় এক দরিদ্ব জনপদের পক্ষে না 
খেয়ে থেকেও সংগ্রহ সম্ভবপর ছিল না। কেননা এ সময় শত শত মুহাজির এমন ছিল যাদেরকে পুনর্বাসিত করা 
উপক্রম করেছিল । 


আলোচ্য বিষয় ও বিষয়বস্তুঃ এরূপ অবস্থায়ই আলোচ্য সূরাটি নাযিল হয়েছিল। ঈমানদার . 
লোকদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করা, তাদেরকে এ পর্যায়ে জরুরী হেদায়াত দেয়াই এ সূরাটির আলোচ্য বিষয় । 

এ কারণেই এ সূরাটির আর এক নাম ০055 'যুদ্ধ' রাখা হয়েছে। এ সূরাটিতে পর্যায়ক্রমে নিম্মলিখিত বিষয়গুলো 
আলোচিত হয়েছেঃ | 

শুরুতে বলা হয়েছে যে, এখন দু'টো দলের মধ্যে প্রতিদ্বন্বিতা তীব্র ভাবে বর্তমান। একটা দলের অবস্থা এই যে, 
ইহ জুহি 


৭২০১২২২০২৩১ 


ৰ 


০০০২০২০০৭২৩ 


শে ১) 
৩৫ 


(82৯৯৯ উই৩উতই 23558522238 88 283 2 
০১০১০১১০০১১ 
লু পে SO 
দাড়িয়েছে। আর ছ্বি'তীয় দলটির অবস্থা এই যে, তা সে মহাসত্যকে মেনে নিয়েছে, যা আল্লাহতা'আলার নিকট 
হতে তার প্রিয় বান্দাহ হযরত মুহাম্মাদ (সঃ)-এর উপর নাযিল হয়েছে। এক্ষণে আল্লাহতা*আলার চূড়ান্ত ও অকাট্য 
ফয়সালা এই হয়েছে যে প্রথম দলটার সমস্ত চেষ্টা-সাধনা ও কার্যক্রমকে তিনি নিক্ষল করে দিয়েছেন এবং দ্বিতীয় 
দলটার অবস্থা সুষ্ঠু ও স্থিত করে দিয়েছেন। 

এর পর মুসলিম জনগণকে যুদ্ধ সংক্রান্ত প্রাথমিক উপদেশাবলী দিয়েছেন। তাদেরকে আল্লাহর সাহায্য-সহায়তা ও 
হেদায়াত বা পথের দিশা দানের নিশ্চয়তা দেয়া হয়েছে! আল্লাহর পথে কুরবানী ও ত্যাগ-তিতিক্ষা উপস্থাপনের 
সর্বোত্তম শুভ ফলের আশা দেয়া হয়েছে । তাদেরকে এরূপ নিশ্চিন্ততা দেয়া হয়েছে যে, সত্যের পথে তাদের চেষ্টা- 
প্রচেষ্টা কখনই নিষ্ফল হয়ে যাবে না। বরং ইহকাল হতে পরকাল পর্যন্ত তারা তার উত্তম হতেও উত্তমতর ফল লাভ 
করতে পারবে। 

পরে কাফেরদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা আল্লাহর সাহায্য-সহযোগিতা ও পথ প্রদর্শন হতে বঞ্চিত । : 
ঈমানদার লোকদের বিরদ্ধতায় তাদের কোন চেষ্টা-প্রচেষ্টাই কার্যকর হবে না। উপরস্তু তারা দুনিয়ায়ও এবং 
পরকালেও অত্যন্ত মর্মান্তিক পরিণতির সম্মুখীন হবে। তারা আল্লাহর নবীকে মক্কা হতে বহিষ্কৃত করে মনে করে 
নিয়েছে যে, তারা অতিবড় সাফল্য লাভ করতে সমর্থ হয়েছে অথচ প্রকৃতপক্ষে এ কাজ করে তারা নিজেরাই 
নিজেদের ধ্বংস ডেকে এনেছে। 

এ সব কথা বলার পর মুনাফিকদের সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের নির্দেশ আসার পূর্বে এরা খুব 
“মুসলমান' এমন ভাব জাহির করে বেড়াত। কিন্তু এ নির্দেশটি আসার পর তারা দিশাহারা হয়ে গেল। তারা 
নিজেদের নিরাপত্তার চিন্তায় অধীর হয়ে কাফেরদের সাথে নানা রূপ ষড়যন্ত্রে লিপ্ত হল। যুদ্ধের ঝুঁকি হতে 
নিজেদেরকে কি করে রক্ষা করা যায়, তাই ছিল তাদের চিন্তার একমাত্র বিষয় । এ পর্যায়ে তাদেরকে স্পষ্ট ভাষায় 
সাবধান করে দেয়া হয়েছে যে, আল্লাহ এবং তার দ্বীনের ব্যাপারে মুনাফিকী অবলম্বনকারীদের কোন কাজই 
_ আল্লাহর নিকট গ্রহণীয় নয়। এখানে একটা মৌল প্রশ্নের ভিত্তিতেই ঈমানের দাবীদার সমস্ত লোকের পরীক্ষা করা 
_ হচ্ছে। সে প্রশ্রটা হল- তুমি সত্যের পক্ষে রয়েছ, না বাতিলের পক্ষে? ইসলাম ও মুসলমানদের প্রতি তুমি 
সহানুভূতি ও একাত্মতা পোষণ কর, না কুফরী ও কাফেরদের সাথে? নিজের সত্তা ও স্বীয় স্বার্থই তোমার নিকট 
বড় ও অধিক প্রিয়, না যে সত্যের প্রতি ঈমান আনার দাবী করছো সে সত্য তোমার নিকট অধিক বড় ও প্রিয়? এ 
পরীক্ষায় যে ব্যক্তি মেকী ও কৃত্রিম প্রমাণিত হবে সে আদৌ মমিন নয়। তার নামায-রোযা ও যাকাত ইত্যাদি 
খোদার নিকট কোন সুফল পাওয়ার অধিকারী হওয়া তো অনেক দূরের কথা। 

এরপর মুসলমান জনতাকে .বুঝানো হয়েছে যে, তারা যেন তাদের সংখ্যাল্পতা, সাজ-সরঞ্জামহীনতা এবং 
কাফেরদের সংখ্যাধিক্য ও তাদের সাজ-সরঞ্জামের বিপুলতা দেখে কোনরূপ সাহসহীন হয়ে না পড়ে, তাদের 
নিকট সন্ধি-সমঝোতার প্রস্তাব পেশ করে কোনরূপ দুর্বলতা প্রকাশ করে না বসে । কেননা তা করা হলে ইসলাম 
ও মুসলমানদের বিরূদ্ধে তাদের সাহস অনেক বৃদ্ধি পাবে। তারা যেন কেবলমাত্র আল্লাহর উপর নির্ভরতা গ্রহণ 
করে মাথা তুলে দাড়ায় ও কুফরীর এ সুউচ্চ পর্বতের উপর সর্বশক্তি প্রয়োগে আঘাত হানে। বস্তুতঃই আল্লাহ 
মুলমানদের পক্ষে রয়েছেন। তারাই বিজয়ী হবে, আর এ পর্বত তাদের সঙ্গে সংঘর্ষে এসে চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে। 
সর্বশেষে মুসলমানদেরকে আল্লাহর পথে অর্থ ব্যয় করার দা'ওআত দিয়েছেন । যদিও তখন মুসলমান জনগণের 
আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ; কিন্তু সম্মুখবর্তী সমস্যা ছিল- আরব দেশে ইসলাম ও মুসলমানদের বেঁচে থাকা 
ও রক্ষা পাওয়ার কিংবা চিরতরে সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার । এ সমস্যার তীব্রতা ও সঙ্গীনতার দাবী ছিল এই 
Be oe dil So VRE LAME CEE LINDA 


শা শশী শা িীশীশ্ীাশী শী পাশা 


রড 


CSCC AC NANA ২৩০ 4৯৮২২১৮৮৯৯১ ৯১৮ ad Te Te oD 
দ্বীনকে বিজয়ী করার জন্যে নিজেদের জান-প্রাণও লুটিয়ে দেবে। যুদ্ধের প্রস্তুতি গ্রহণার্থে নিজেদের আর্থিক শক্তি- 
সামর্থ! ও উপায়-উপকরণ সম্পূর্ণ ভাবে নিয়োজিত করে দেবে। এ কারণে মুসলমানদেরকে লক্ষ্য করে বলা হয়েছে 
যে, এ সময় যে ব্যক্তিই কার্পণ্য করবে, সে আসলে আল্লাহর একবিন্দু ক্ষতি করতে পারবে না, নিজেদেরকেই 
ধ্বংসের মুখে ঠেলে দেবে । আল্লাহ মানুষের মুখাপেক্ষী নন। তার দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে কোন মানব 
সমাজ যদি কুষ্ঠিত হয় তাহলে আল্লাতা'আলা তাদেরকে হটিয়ে দিয়ে অপর একটা দলকে তাদের স্থানে দাড় 
করিয়ে দেবেন। 

রে 2512 
0 (৫০) 
মুহাম্মদ সুরা 


রেজা 


অতীবমেহেরবান অশেষদয়াবান আল্লাহর নামেশুরুকরছি) 


নে A ৬ 4৫ এত ১০৪) ৮ রে BA 
=! ৩৮৮৮ ৬ ১৩৮৮ ৩ 
্পর্থ হতে বাধাদিয়েছে ও 
(লোকদেরকে) 
2) 2৮৩ | ৫. ৮ 


15:০1 5 ৬০০৩) 112 5 রে চহ E 


i SS 2 ৬০০০ 


ছা 


১. যে সব লোক কুফরী করেছে এবং (লোকদেরকে) আল্লাহর পথ হতে বিরত রেখেছে, আল্লাহ তাদের সমস্ত 
আমলকে নিষ্ফল ও ধ্বংস করে দিয়েছেন । 

২. আর যারা ঈমান আনল ও যারা নেক আমল করল, আর সেই জিনিস মেনে নিল যা মুহাম্মদের প্রতি নাযিল 
হয়েছে- বস্তুতঃ তা পুরোপুরি মহাসত্য তাদের খোদার নিকট হতে- আল্লাহ তাদের দোষক্রটি সমূহ তাদের হতে 
দূর করে দিয়েছেন এবং তাদের অবস্থা সুষ্ঠু ও সঠিক করে দিয়েছেন। 


৩. এটা এ কারণে যে, কুফরীকারীরা, বাতিলের অনুসরণ করেছে 
সু ১০০০০০১১০১১ ১১৮১৮১৮১ 


ৰ 
রন 
| 


22৫ 5 ৫৫ তেও ৫ ৪ PA CA 
] ১৫৪৮ of CI টা তি 0৯৩6 2 
f তাদেররবের (আগত) সত্যকে তারা অনুসরণ ঈমানএনেছে যারা আর 
পক্ষহতে 
৩ ৪প (৫ ৫ রি - 2 AO 
ক] ৬ শিব = ৬ ৬ 
1 (৩০ ৮১১৬৬, ০০) ৪ ৬১৩৬ 
যখন অতঃপর তাদের দৃষ্টন্তসমূহ লোকদের জন্যে আল্লাহ. বর্ণনা করেন এভাবে 
রে Ta রি | CAAA 12424 5.2 DAB 
১১ ৬১৯ ১৩৩৮ ০১৮১ চা ৩৫৬৮ 2৩৪ 
যখন এমনকি (তাদের) আঘাতকরা তখন কুফরীকরেছে তাদের সাথে তোমরা যুকাবিলা 
গর্দানে (ধথমকাজ) (যারা) কর 
7 রর 
৬), ৬৩ 8505৯) 1১৩৩১ ৮১ ৯০৬০০ 
বিশ্বা পয়ে অনুকম্পা হয়ত অতঃপর (বন্দীদের ) তোমরা এরপর তাদেরকে তোমরা চূর্ণ বিচূর্ণ 
করবে বাধন শক্ত করবে করেদাও 


এটা তার অস্ত্রসমূহকে সংবরণ যতক্ষণনা মুক্তিপণ 
(বিধান) করবে নেবে 


এবং ঈমান গ্রহণ কারীরা সেই মহা সত্যের অনুসরণ করেছে যা তাদের খোদার নিকট হতে এসেছে। 
এভাবেই আল্লাহ লোকদেরকে তাদের আসল ও যথার্থ অবস্থা বলে দিয়ে থাকেন। 
৪. অতএব এই কাফেরদের সাথে যখন তোমাদের সম্মুখ-সংঘর্ষ সংঘটিত হবে তখন প্রথম কাজ হল গলাসমূহ 
কেটে ফেলা । এমন কি তোমরা যখন তাদেরকে খুব ভালভাবে চূর্ণ-বিচূর্ণ করে দেবে, তখন বন্দী লোকদেরকে 
শক্ত করে বেধে ফেলবে । অতঃপর (তোমাদের ইখতিয়ার রয়েছে) অনুগ্রহ প্রদর্শন করবে; কিন্বা রক্ত বিনিময় 
গ্রহণের চুক্তি করে নিবে, যতক্ষণ না যুদ্ধ-অস্ত্র সংবরণ করে১। এটাই হল তোমাদের করার মত কাজ। 


১। আয়াতের শব্দসমূহ এবং পূর্বাপর প্রসংগ থেকে একথা পরিষ্কাররূপে বুঝা যায়- 


যুদ্ধের হুকুম আসার পর এবং যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে 
“সংঘর্ষ সংগঠিত হইবে”-এই শব্দ গুলি থেকে প্রমাণিত হয় 


নু 1 82725 2/2 AL 1১, ৮ উঠি 
১৬১ 05 LA AS ৫৮ 29 
যুদ্ধ 


শশা 2700 
১০১৯৯ 


টি 


টি SOS 


পাস পারা 


প্রতি 


aT পা 


নি 


y ০ : 2১০১০১১১১৯৯ 
I ০৮৮2৮ w > 2 ons 
) 1৮৮১ ১9 ES 3) রা সা 1 
তোমাদের. (েপস্থানিয়েছেন) রা AN; ৮ 5 
কি. আগের হতে বিল অবশাই- আরা. ইচ্ছে বদি 
(তবে) করতেন রি 
০ 42) ভিজ রর ভিলা রর 
কক্ষণনা পথে নিহতহয় যারা এবং টি 
দিয়ে 
A ও 2৮৮ চি 1:85 757 
2৫৮1১ এ পা পে টি 
১ ০৮৫৫ RLS 528৬2 9ে্ঠ ৫9 
এবং তাদের o Pd চব 
অবস্থা সুসংহত ও পরিচালিত তাদের কর্মসমূহ 2 
করবেন করবেন সৎপথে চিনির 
রব পাঠে লি ars 
১ ol ৬০ 2. রি 
ঈমানএনেছ যারা ওহে” . ৪ ্র্ 
তাদেরকে তা চিনিয়ে জান্নাতে তাদের 
্ দি প্রবেশ 


৫. তিনি তাদেরকে পথ প্রদর্শন করবেন ৩. তাদের অবস্থা সুসংহত করে দেবেন 

৬. এবং তাদেরকে সেই জান্নাতে দাখিল করাবেন যে বিষয়ে তিনি তাদেরকে অবহিত করায়েছেন। 
৭. হে ঈমানদার লোকেরা! তোমারা যদি আল্লাহকে সাহায্য কর তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন ৪ 
এবং তোমাদের স্থিতি সুদৃঢ়রূপে প্রতিষ্ঠিত করে দেবেন। 


২ অর্থাৎ মাত্র মিথ্যার মন্তকণূর্ণ করাই যদি আল্লাহতা'আলার ইচ্ছা হ'তো তবে তার জন্যে তিনি তোমাদের মুখাপেক্ষী ছিলেন লা | 
একটি ভূমিকম্প দ্বারা বা একটি তুফান ছারা তিনি তো চক্ষের নিমিষেই এ কাজ সম্পন্ন করতে পারেন। কিন্তু তাঁর তো উদ্দেশ্য হচ্ছে- 
মানুষের মধ্যে যারা হকপরস্ত সত্যবাদী ও সত্য-পন্থী মিথ্যা-পশ্থীদের সঙ্গে তাদের সংঘাত হোক, তাদের বিরুদ্ধে তারা ন্যায়-যুদ্ধ করুক- 
যাতে যার মধ্যে যে গুণ নিহিত আছে এই পরীক্ষায় পরিশুদ্ধ ও পরিস্কার হয়ে পূর্ণরূপে তা প্রকাশ পেতে পারে এবং যাতে প্রত্যেককে তার 
কর্ম ও যোগ্যতা হিসেবে সে যে মর্যাদার উপযুক্ত তা দান করা যেতে পারে । 


৩। অর্থাৎ জান্নাতের পথ দেখাবে । 
৪1 আল্লাহকে সাহায্য করার অর্থ আল্লাহর কলেমা উচ্চকরা এবং সত্যকে জয়যুক্ত করার কাজে অংশগ্রহণ করা । 


তু সুতা 


উদ 


ans 


রি 


হু 


৯৯৮৯৭ 


৯৯১৮ 


রি সিঘ শর 


সূরা মুহাম্মদ.৪৭. 8১ প৷ 
(০৬৩৩৩৩৬৩০০১ 222 


AL 224 AA 22757727724 
{ নিস্ফল ং 
তাদের .কর্মসমূহকে দ্র এবং ভাদের জন্যে দুর্গতি সেক্ষেত্রে রী 


CH KEG 2 OF 6 AH এ 
পছন্দ 


সু 
৬৬ 
\ 
N 
৬ 
স্পা 


যারা এবং 


রি 


১৮৫ 


৩ 


তাদেরকর্ম তিনি অতএব আল্লাহ 
সমূহকে নষ্টকরে দিয়েছেন ১৪৫ A 


A 
তারা একারণে এটা 
করেছে যে 


2 2 2৫ 2/3 রর 2825৮ 2৮৮ 
বি ৩৬ 4S 825 আগা SG BLS HK 
“পরিণাম ছিল কেমন জাল পৃথিবীর ৰদ রি 


a =? 


মধ্যে তারা ভ্রমণকরে নাইতবেকি 


রি / এরি: পে এর 2 BE NEE 
১৮০ ১০৪৮৩ Wl ৯০ »(৮৪১৪ of WM 
কাফেরদের জন্যে এবং তাদেরকে আল্লাহ ধ্বংস করে 
(নিদিষ্ট হয়েআছে) দিয়েছেন 


ADDN 


নু 


তাদের 
TE Gh 42 ৪) HK YS owes 


(8) এবং উঈমানএনেছে (তাদের) অভিভাবক আল্লাহ এজন্যে এটা তার সমপরিণতি 
l যারা যে 


aT”) 


রর 
a 
: 
3 
ৃঁ 


৮. আর যারা কুফরী করেছে, তাদের জন্যে ধ্বংস নিশ্চিত এবং আল্লাহ তাদের কার্যাবলী বিভ্রান্ত করে দিয়েছেন। 
৯. কেননা তারা সে জিনিস অপছন্দ করেছে যা আল্লাহ নাযিল করেছেন। 
এ কারণে আল্লাহ তাদের কার্যাবলী নিষ্ফল ও ব্যর্থ করে দিয়েছেন। 


১০. তারা কি পৃথিবীতে চলে ফিরে বেড়ায়নি? তাহলে তারা সেই লোকদের অবস্থা দেখতে পারত যারা তাদের 
পূর্বে অতীত হয়ে গেছে। আল্লাহ তাদের সব কিছুই উল্টিয়ে দিয়েছেন, আর এই কাফেরদের জন্যে এপ 
পরিণতিই সুনির্দিষ্ট হয়ে আছে৫। 
১১. এটা এ কারণে যে, ঈমানদার লোকদের সাহায্যকারী ও 
সাহায্যকারী ও সমর্থক কেউ নেই। 


Crna 


সমর্থক হচ্ছেন আল্লাহতা'আলা; আর কাফেরদের 


৫। এর দুটি অর্থ? প্রথম- সেই কাফেররা যেরূপে ধ্বংস 


হয়েছিল মৃহম্মদ (সঃ)-এর দাওয়াতকে যারা কাফেরদের 
ভাগ্যেও অনুরূপ ধ্বংস অবধারিত । দ্বিতীয়- র উঠি 


কেবল দুনিয়ার আযাব ভোগই শেষ নয়, পরকালেও তাদের জন্যে বিপর্যয় রয়েছে। 


লই উক্ত 
হত ১০5 
Bye NNN Nn nn SN Naat: 
© 
be) 
সি 
N 
ih ৬ 
৯ 
Es 
রঃ 
টি 
SERIES 


৩৩ 


১০১২১ তত ত ত্র সূ সূ ত সত ত ৃ 
৯ 


০59 জু 


সি > Et 2 7 
৩:৬৮ ০৯৬৬৪ %) ০ 


তার পাদদেশে প্রবাহিতহয় জান্নাতে কাজকরেছে ও ঈমান 
CAAA ETA AR ELE PY তর 
৮৮ ০26৬ 2 ০৯০৪ ৮৫ ৩ এ ১০৪ 
যেমন তারা খাচ্ছে ও রা চো বলাদ - হুকরীকরেছে এবং ঝর্ণাধারাসমূহ 
24 3 Ed ভেরি ০৪ 
] ALS 
| ৩৪ ০৮১১ 20 % 5081 ও 4৩91 ডি 
কর্তহনা এবং তাদেরজন্যে নিবাস জাহান্নামই এবং খায় 
( 2244 পেকে টা / চা 
ক © |e Lo ৬ 
| es শা ৮১৪১ or ৪% ৩৩ BD LS 
তোমাকে বহিষ্কার যা তোমার জনপদের চেয়েও শক্তিতে ০ (ছিল) যা জনপদ 
করেছে (হতে) (বিলীনহয়েছে) 
ঠা 11৮ ভিত 2৮৫৫ ৮ টানা বাত 
Ln ৬ ৩৪ ৩ 1 ৪.৪ 2 রঃ ৪৩1 
সুস্পষ্ট  (হেদায়াতের) হয় তাদের জনো সান না অতঃপর তাদেরকে আমরা 
উপর সাহায্যকারী (ছিল) ধ্বংস করেদিয়েছি 
AF meng তর পে A long ণ Aus 2/4 ৫ 
(1 2 ৬ চেনে হু ৬১ ৬ এ 
©2152) [তত ৪ 4১০৮ saw dA) LU CC 7) ভা 
তাদের কামনা অনুসরণ এবং  তারকাজকে খারাপ তার মনোহর করা সে তাররবের পক্ষহতে 
বাসনার করেছে জন্যে হয়েছে 
রুকুঃ OO 


১২. ঈমান গ্রহণকারী ও নেক আমলকারীদেরকে আল্লাহতা'আলা সে সব জান্নাতে দাখিল করবেন, যার নীচ দিয়ে 
বর্ণাধারা সতত প্রবহমান ৷ পক্ষান্তরে কাফেররা শুধু দুনিয়ার কয়েক দিনের জীবনের স্বাদ-আনন্দ লুটে নিচ্ছে, তু 
জানোয়ারের মতই পানাহার করছে, আর তাদের শেষ পরিণতি জাহান্নাম । 

১৩. হে নবী! কত জনপদ এমন বিলীন হয়ে গেছে যেগুলো তোমার সেই জনপদ হতে অনেক বেশি শক্তিসম্পন্ন 
ছিল, যা তোমাকে বাহির করেছে৬। আমরা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছি যে, তাদের বাচাবার কেউ ছিল 
না। 

১৪. এমনটা কি কখনও হতে পারে যে, যে লোক তার খোদার নিকট হতে প্রাপ্ত সুস্পষ্ট পরিচ্ছন্ন হেদায়াতের উপর 
প্রতিষ্ঠিত, সে সেই লোকদের মত হয়ে যাবে, যাদের জন্যে তাদের খারাপ কাজ সমূহ মনোহর বানিয়ে দেয়া 
হয়েছে এবং তারা নিজেদের কামনা-বাসনার অনুসারী হয়ে গেছে? 


৬1 অর্থাৎ মক্কা-যেখান থেকে কুরাইশরা হৃযুরকে (সঃ) হিজরত করতে বাধ্য করেছিল । 
১৯ ১ 


সূরা মুহাম্মদ, ৪ ৭ 8৩ পারা২৬ 
Rr ্তর্তঞে DDT nm DTD De DD oN 


oh 


2 


2 9124 পা 25 ৫2 AD EE ৫ NLA 
পু | ১ OR ৬৬১ Sl ৫০] ০০ 
| যা 


সস 


২১ 


১৫. মুত্তাকী লোকদের জন্যে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, তার পরিচয় তো এই যে, তাতে ঝর্ণা ধারা 
প্রবহমান হয়ে থাকবে- স্বচ্ছ সুমিষ্ট পানির | ঝর্ণা ধারা প্রবহমান থাকবে এমন দুধের যা কখনও বিস্বাদ হবে না। 
ঝর্ণা ধারা প্রবহমান থাকবে এমন পানীয়ের যা পানকারীদের জন্যে সৃস্বাদু-সুপেয় হবে । ঝর্ণা ধারা প্রবহমান হবে 
স্বচ্ছ-পরিচ্ছন্ন মধুর" । সেখানে তাদের জন্যে সকল প্রকারের ফল থাকবে এবং তাদের খোদার নিকট হতে থাকবে 
ক্ষমা ৷ (যে ব্যক্তির ভাগে এই জান্নাত আসবে সে কি) সেই লোকদের মত হতে পারে যারা চিরকাল জাহান্নামে 
থাকবে এবং তাদেরকে এমন উত্তপ্ত পানি পান করানো হবে যা তাদের অন্তর পর্যন্ত কেটে দিবে? | 
১৬. এদের কিছুলোক এমন যারা কান লাগিয়ে কথা শুনে, পরে যখন তোমার নিকট হতে বের হয়ে যায়, 


৭। হাদীস থেকে এর ব্যাখ্যা জানা যায় যে- সে দুগ্ধ প্রাণীর স্তন থেকে নির্গত হবে না, সে পাণীয় পচনশীল ফলকে নিম্পেষিত করে 
নিঙ্কাযিত হবে না, সে মধু মক্ষিকার উদর থেকে নির্গত নয় ৷ বরং এ সকল জিনিস স্বাভাবিক উৎসরূপেই বর্তমান থাকবে । 
ESAS aS ACTA» CN ALC CECE SCE NAC my TD CECE EN OCC ১৯১৯১২৬ 


সূরা মুহাম্মদ.৪৭ ৪৪ পে পারা, 
জু সুতা 


79 AZ AeA oD ও ৯৪ পাত AZ 
অর্ভা 96 195 55 C3 WG 
এইমাত্র বলল কি জ্ঞান দেওয়া হয়েছে যাদের তারা বলে 
(আহলে-কিতাবদেরকে ) 
৫ শোতে 1৫ চি Ad Fl UE 
ঠা BS rg 35 BRE Gy 
Edd 
তারাঅনুসরণ এবং তাদের অস্তর উপর আল্লাহ মোহর মেরে (তোৱাই) 


করে গুলোর দিয়েছেন 
১৫ ৯৪ £ 2 বব 3/2 চার 22 
27 তা 5 ৬৬৬১ প১১১ 1১৩:। ৩:১১ 5 


তাদের দান এবং হেদায়াত ২৬১০৭ সংপথ পেয়েছে যারা এবং 


০ 


(গ্রহণ সম্ভব হবে?) 


তখন তারা যাদেরকে জ্ঞানের নিয়ামত দেয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসা করেঃ এই মাত্র উনি কি বলেছেন৮? 
এরা সেই লোক ঘাদের দিলের উপর আল্লাহতা'আলা মোহর লাগিয়ে দিয়েছেন এবং এরা নিজেরা নিজেদের কামনা 
বাসনাব অনুসরণ করেছে। 

১৭. আর যারা হেদায়াত লাভ করেছে- আল্লাহ তাদেরকে আরও বেশী হেদায়াত দেন এবং তাদেরকে তাদের 
অংশের তাকওয়া দান করেন । 

১৮. এখদ এই লোকেরা শুধু কি কেয়ামতেরই প্রতিক্ষায় রয়েছে যে, তা আকশ্থিকতাবে তাদের উপর এসে ' 
পড়বে? তার নিদর্শনাদি তো এসে পড়েছে। যখন তা নিলে এসে পড়বে তখন এ লোকদের পক্ষে নসিহত কবুল 
করার আর কোন্‌ সুযোগটি অবশিষ্ট থাকবে? ত 


৮। এখানে সেইসব কাফের, মোনাকেক ও আহলি-কিতাবদের কথ উল্লেখ করা হয়েছে যার! মজলিশে এসে বসতেন ও তাঁর 
আদেশ-উপদেশ বা লকিত কুরআনের আযান শুনতেন; কিনতু তাদের অন্তর এ সমত্ত বিষয়বন্তু থেকে দূরে থাকার কারণে হুযুর (সঃ) তার 


পবিত্র ববানে ঘা কিছু বলতেন তা সবকিছু শোনা সত্বেও তারা কিছুই শুনতে! না, এবং হুধুরের মজলিশ থেকে বাইরে এসে তারা 
মুসলমানদের কাছে জিজ্ঞাসা করতো-_ “এই মাত্র তিনি কি বলছিলেন”? 


০০০০১ 


টি oo EE 


১৯. অতএব হে নবী! ভালভাবে জেনে নাও- আল্লাহ ছাড়া ইবাদত পাবার কেউ নেই । আর ক্ষমা প্রার্থনা কর 

. নিজের অপরাধের জন্যেও এবং মু'মিন পুরুষ ও স্ত্রী লোকদের জন্যে । আল্লাহ তোমাদের তৎপরতাও জানেন এবং 
তোমাদের ঠিকানার সাথেও তিনি সুপরিচিত। 

রুকুঃ৩ 

২০, যারা ঈমান এনেছে ১০ তারা বলতেছিল যে, কোন সূরা নাযিল করা হয় না কেন (যাতে যুদ্ধ করার নির্দেশ 

দেয়া হবে); কিন্তু যখন একটি সুদৃঢ় সূরা নাযিল করা হল যাতে যুদ্ধের উল্লেখ ছিল তখন তুমি দেখতে পেলে যে, 

যাদের দিলে রোগ ছিল তারা তোমার প্রতি এমনভাবে তাকাচ্ছে, যেন কারও উপর মৃত্যু আচ্ছন্ন হয়ে এসেছে। 


৯। ইসলাম মানুহকে বে চরিত্র-দীতি শিক্ষা দিয়েছে তার মধ্যে এও একটি বে- বান্দা দিঅ প্রভুর যন্দেগী ও ইবাদতের কর্তব্য পালনে ও 
তার স্বীনের জন্যে প্রাণপণ সাধনা-সংগ্রাষে নিজের সাধ্যমত যতই চেষ্টা-যতু করতে থাকুক না কেন কখনও তার এই খারণার বশবর্তী 
হওয়া উচিৎ নয় যে- "যা কিছু আমার করার ছিল তা আমি সম্পাদন করেছি'। বরং সর্বদা তার এই মনে করা উচিৎ যে- 'আমার উপর 
আমার প্রডৃর বা হক ছিল তা আমি যথাযতন্ধপে পালন করতে পারেনি'। এবং সব সময় নিজের পোষক্রটি স্বীকার করে আল্লাহর কাছে 
বান্দার এই প্রার্থনা ফারতে থাকা উচ্চিৎ বে- "হে প্রভু তোমার কাছে ধা কিছু আমি অপরাধ ও দোষক্রটি করেছি তুমি তা ক্ষমা 
কর” ।আন্লাহতা 'আল। যে আদেশ করেছেন- ছে নবী। -কষমা প্রার্থনা কর নিজের অপরাধের আন্য- -এর মূলত্তাব প্রেরণা হচ্ছে এটাই । 
১০ । অর্থাৎ, যারা সাচ্চা মুসলমান ছিল তারা যুদ্ধের আদেশের জন্যে অধীরতাবে আগ্রহী ছিল কিনতু ঘারা ঈমানহীস হয়েও মুসলমানদের 
মধ্যে শামিল হয়েছিল যুদ্ধের আদেশ আসা মাত্রই তাদের প্রাণ যেন উড়ে গেল । 
55577555755 


সত 


নু 
(০০০০ 


10158, ৪৬ পারা২৬ 
IF 


ECCS ACTA Ce nt rr aT NL DS SS TDD DDD DS DDD ES 


- ৰং রি ৫ এ 1214 
suo Ut £ ©) ৩১৩ 
ন্যায়সংগত উক্তি ও. (তোদের সুখেতো) জন্যে আফসোসসুতরাং 
আনুগত্য 


পা লপর্টির Zl 5, ৩ 2 23/23 Ad রর 
1? OE 91 1৯৩৩০ ৮৩ ০৯ ০১৪ 
সিদ্ধার্তহল 


উত্তম হত অবশ্যই আল্লাহকে সত্য প্রয়াণ যদি তখন (জিহাদের) 
করত ব্যাপারে 

+ রি 22 তির. 52 AAA 2 2 রর : 
1১৩০৮ ৩ ৯ ৩১ Fr 0 
তাদের 


মধ্যে তোমরা! বিপর্যয় সৃষ্টিকরবে তোমরা ফিরে যাও যদি . তোমাদের হতে কি তবে 
এ সম্ভবনা আছে? 


পাও ৪ RAL ভার্তে্ে 2 6 HE Ld 
025 Sl (6) ঢা ! 2b 3 (০১৯ 
তারাই ধস লোক 

সমূহকে 


তোমাদের আত্মীয়তার তোমরা ছিন্ন এবং পৃথিবীর 


বন্ধন করবে 

CAA 2725 পা পা ০ রণ AA LAC AAA 

৬ oti mH 2 wel dA ৮৪০ 

না তবেকি তাদের দৃষ্টিশক্তিকে অন্ধকরে ও তাদেরকে বধির এরপর আল্লাহ যাদেরকে 

দিয়েছেন করে দিয়েছেন অতিশাপ 

দিয়েছেন 

০৫ 2A রা 11৮ রর 1222 ALLA 

90৫0 235 35 A OLD ১১৩৪ 
তাদের তালা  অন্তর্বসমূহের উপর 


তারা চিন্তাগবেষণা 
(পড়েছে) করে 


২১. (তাদের মুখে তো) আনুগত্যের স্বীকারোক্তি ও ভাল ভাল কথাবার্তা ধ্বনিত হয়; কিন্তু যখন চূড়ান্ত নিদের্শ 
দেয়া হল তখন তারা যদি আল্লাহর নিকট নিজেদের ওয়াদা-প্রতিশ্রতির সত্যতা প্রমাণ করত, তাহলে তাদের 
জন্যে তা ভালই হত। 

২২. এখন তোমাদের হতে এর চেয়ে আরও কিছু আশা করা যায় কি যে, তোমরা যদি উল্টা মুখে ফিরে যাও, 
তাহলে পৃথিবীতে আবার তোমরা বিপর্যয়ের সৃষ্টি করবে এবং পরস্পরে একজন অপরজনের গলা কাটবে৯১? 

২৩. এই লোকেরাই তারা যাদের উপর আল্লাহতা'আলা অভিশাপ বর্ষণ করেছেন এবং তাদেরকে অন্ধ ও বধির 
বানিয়ে দিয়েছেন। 

২৪. তারা কি কোরআন সম্বন্ধে চিন্তা-গবেষণা করেনি? না তাদের দিল সমূহে তালা পড়ে গেছে? 
১১1 এ এরশাদের অর্থ- যদি এ সময় তোমরা ইসলামের প্রতিরক্ষায় দ্বিধা-সংকোচ কর এবং হযরত মুহাম্মদ (সঃ) ও ঈমানদারগণ যে 
বিরাট মহান সংঙ্কার-সংশোধনমূলক বিপ্লবের জন্যে চেষ্টা-সাধনা করছেন তার জন্যে নিজেদের ধন ও জীবন পণ করতে কুষ্ঠিত ও বিমুখ 
হও, তবে এর ফল শেষ পর্যন্ত এ ছাড়া আর কি হতে পারে যে তোমরা আবার সেই মূর্খতার অন্ধকারময় সমাজ জীবনের দিকে ফিরে 
যাবে যার মধ্যে থেকে তোমরা শতাব্দীর পর শতাব্দী ধরে পরম্পরের গলা কাটাকাটি করছিলে, নিজেদের সন্তান-সম্তভতিকে জীবন্ত 
প্রোথিত করছিলে এবং খোদার পৃথিবীকে ফুলম ও ফাসাদে পূর্ণ করছিলে । 
০০৩০০ DODD DTD DOD) 


ভিড টি টি mmm mmm শপ শী সস স্পা tee eh Cane mt শশী ীপ্পাশাশাশীী টে টি 


১১১১০১১১১০৯ 
৯৯৯১১৯৮১৯৯১ ৯৯৯৯৯৯১০৯৯১ 


ভি 


সপ সপ 


সূরা মুহাম্মদ,8 ৭ | ৪৭ পারা২৬ 
07৯55 উল লি 


পপ A 24 25 এ E) PETA পাতে চে পেত পাঠ ৯৫ or 
চ Va ৩০ 2253] ০০ od &। 
রি যা এরপরেও তাদের পিছনের দিকে "ফিরে যায়: যারা নিশ্চয় 


4 4৫ গা শিপ ৮৮ ৫ ৪ ৮৫৫ রা 3 টি 
28 ৮০1৩০ 101 CEG YS ও 2 
সপ বউ শপ ওল পর পি আদল ৭ 


২৫. আসল কথা হল এই যে, যারা হেদায়াত সুস্পষ্টবূপে প্রতিভাত হবার পর তা হতে ফিরে গেছে তাদের জন্যে 
শয়তান এ আচরণকে সহজ বানিয়ে দিয়েছে এবং মিথ্যে আশা আকাংখার ধারা তাদের জন্যে দীর্ঘ করে রেখেছে। 
২৬. এ কারণেই তারা আল্লাহর নাযিল করা দ্বীন অপছন্দকারীদেরকে বলে দিয়েছে যে,.কোন কোন ব্যাপারে 
আমরা তোমাদেরকে মানব১২। I 
২৭. আল্লাহ তাদের এই গোপন কথাসমূহ খুব ভাল করেই জানেন। তাহলে তখন কি অবস্থা হবে যখন 
ফেরেনস্তাগণ তাদের রুহগুলোকে কবজ করবে এবং তাদের মুখ ও পিঠের উপর মারতে মারতে তাদেরকে নিয়ে 
যাবে? 


২৮. এটাতো এ কারণেই হবে যে তারা সেই পথ অনুসরণ করেছে যা আল্লাহকে অসনুষ্ট করেছে 


722৩2 ATO DDT DTT TDD 


৩২ 


১২1 অর্থাৎ ঈমানের একরার ও মুসলমানদের দলে শামিল হয়ে যাওয়া সত্বেও তারা ভিতরে ভিতরে ইসলামের শত্রুদের সংগে শলা 
পরামর্শ ও ষড়যন্ত্র করতে থাকে এবং তাদেরকে এ প্রতিশ্রুতি দিতে থাকে যে কোন কোন বিষয়ে আমরা তোমাদের সাহায্য-সহযোগিভা 


চিত 
পু 


৯2০৩০০০৩৩০৩ 


| 
(A 
A 
নি 
n 
ny 
0 
n 
fp 
fl 
A 
n 
A 
A 
nh 
| 


5529৯ 


-াটি 


সূরা মুহাম্মদ.৪ ৭ ৪৮ 
(০০০০০৬০৬০০১ 

এরা € 22টি টিতে 3d পর্ণ পর্ণ রেপ ও 22 
1০৪1৩ রি ০1৮০) 1৯,5 
কি তাদের কর্মসমূহকে তিনি নৃষ্টকরে ফলে তার সন্তুষ্টির. তারা অপছন্দ 


(আছে) 
2৫2 ৫৫ EP পর্ণো ১৮৫ পৃ ee রব Zz ESTA ৩৫ নর 
৪১১৬১ ৮৪৪১১ ৮৮৯৯১৪৮৪৩০০ 4 
তাদের তুমি তখন তাদের আমরা'দেখাতে আমরাইচ্ছে যদি এবং তাদের বিদ্বেগুলোকে আল্লাহ 
চিনবেই পারি অবশ্যই করি 


৮৭৫১৮ 54 


তে BIg ৬৩ ও রিও 5 ৮৪ 
জানেন আল্লাহই এবং কথা ড্যগতে ক রর 


তাদেরকে তুমি এবং তাদের 
(বলার) চিনবে Kat 


অবশ্যই 
পাও } 22 Ad 2d 1১ ৮ ৮৫৮৮2 তে পর্ণ ৫ 
্‌ 2 নি ৬ রে রর 
৩:৪০ MS ES HLS 5 oH 
যতক্ষণ 
মুজাহিদদেরকে টী তোমাদের কর্মসমূহকে 


জানব আমরা তোমাদের পরীক্ষাকরব এবং 
আমরা 


3 24 6৩ ত্র রা । 

ও পি ঠ ৮৩৮ 5 2 

তোমাদের খবরাদি ০৮ এবং সবরকার্মীদেরকে গু টা 
| মধ্যকার 

এবং তাঁর সন্তোষের পথ অবলম্বন করা পছন্দ করেনি। এ কারণেই তিনি তাদের সমস্ত আমল বিনষ্ট ও 

নিষ্ফল করে ' দিয়েছেন১৩। 

রুকুঃ৪ 

২৯. যে সব লোকের দিলে রোগ রয়েছে তারা কি মনে করে নিয়েছে যে, আল্লাহ তাদের দিলের গোপন কপটতার 

ক্রুটি প্রকাশ করে দেবেন না? 

৩০. আমরা ইচ্ছা করলে সেগুলো তোমাদেরকে প্রত্যক্ষ করাতে পারি, আর তোমরা তাদের মুখাবয়ব দেখে চিনে 

নিতে পারবে । তাদের কথা-বার্তার ধরণ দেখে তোমরা তাদেরকে অবশ্যই চিনতে পারবে । আল্লাহ তোমাদের 

সকলের সব আমল খুব ভাল করেই জানেন। | 

৩১. আমরা তোমাদেরকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন করব, যেন আমরা তোমাদের অবস্থা যাচাই করতে পারি এবং 

_ তোমাদের মধ্যে মুজাহিদ ও নিজ স্থানে অবিচল কে কে তা জানতে পারি। 


১৩। “সকলকাজ' অর্থ সেই সমস্ত কাজ মুসলমান হয়ে তারা যা সম্পাদন করেছিল। তাদের নামায, তাদের রোযা, তাদের যাকাত 
মোটকথা তাদের সেইসব ইবাদত ও সেই সমস্ত নেকী (পৃণ্যকাজ) যা বাহ্যতঃ সৎকাজ বলে গণ্য করা হয়, এই কারণে ব্যর্থ ও বিনষ্ট 
হয়ে গিয়েছে যে তারা মুসলমান হয়েও আল্লাহ ও তার দ্বীন এবং ইসলামী মিল্লাতের সংগে নিষ্ঠা ও বিশ্বস্ততার ব্যবহার করেনি, বরং 
নিছক ষড়যন্ত্র ও শলা পরামর্শ করতে থাকে এবং আল্লাহর পথে জেহাদের মওকা আসতেই নিজেরা নিজেদেরকে বিপদ থেকে বাচিয়ে 
রাখবার চিন্তায় রত হয়। 
২৩০২৩০০৩৩৩০ NCSC CECE aS LC Ss CAC Em DOT NCEA CECE CACAO DS D7 ১৮১৯৯ 


yep সি ১০ গগু গল 
হি ৩2৩ 


বি 


সূরা মুহাম্মদ.৪৭ ৪৯. পারা২৬ 


:::::::::::5:34:44 


Lr sss ৩25০১52১০০১ 


| হে রা + এ 2 2722 ad 28৫4 টব টি 
; ১১০ 2 49১1 ৬৫১৭ (০৮ 1১৩৬০ 5 চির ৬৫৬২৫) 
A সি এবং আল্লাহর পথ হতে ১ ও কুফরী করেছে হি 
/ 


(৮ uh এড ও 9৫ 32 IH 
কক্ষণ. না (অর্থাৎ) তাদের কাছে সুস্পষ্ট হয়েছে যা 
হেদায়াতের পথ 


6 oad ভ্রু 5 সঃ রা 
ওহে তাদের [<] 


22 
কর্মসমূহকে তিনি বিনষ্ট করে এবং কিছুমাত্র আল্লাহকে তারা ক্ষতি 


52525 


: দেবেন করতে পারবে 
৫৮৫ রং 2৫ BDA COL AY 25177217572 
5 01৯৮৮ 1 5 প্রা bab চিল ul 

না এবং রসূলের তোময়াআনুগত্য ও আল্লাহর রী ঈমান এনেছ যারা 

222 পা ED কপ 2 ৫ HALL 2 22 
১৬০2 3 1255 GA $) eC i 

নিবৃত্ত করেছে ও কুফরী করেছে যারা নিশ্চয় তোমাদের কর্মসমূহকে তোমরা বিনষ্ট 
(লোকদেরকে) করো 
৫ ১৫ একি 914 22 2 42 Yd 5৮ > 
মাফকরবেন কক্ষণ ফলে কাফের তারা যখন তারা মরে এবং আল্লাহর পথ = 


৩২. যে সব লোক কুফরী করেছে, আল্লাহর পথ হতে লোকদেরকে বিরত রেখেছে এবং রসূলের সাথে ঝগড়া 
করেছে- যখন তাদের সামনে হেদায়াতের নির্ভুল পথ সুস্পষ্ট হয়ে উঠেছিল- মূলতঃ তারা আল্লাহর কোন ক্ষতিই 
করতে পারে না; বরং আল্লাহই তাদের সব কৃতকর্ম ধ্বংস করে দেবেন। 

৩৩. হে ঈমানদার লোকেরা! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলের অনুসরণ কর, আর নিজেদের আমল 
বিনষ্ট করো না১৪। ্‌ 

৩৪. যারা কুফরী করেছে, আল্লাহর পথ হতে লোকদেরকে বিরত রেখেছে ও মৃত্যু পর্যন্ত কুফরীর মতে শক্ত হয়ে 
রয়েছে, তাদেরকে তো আল্লাহ কখনো ক্ষমা করবেন না। 


১৪ । অন্য কথায়, কর্মসমূহের মঙ্গলজনক ও সফল হওয়া পূর্ণভাবে নির্ভর করে আল্লাহ্‌ ও তার রসূলের আনুগত্যের উপর । আনুগত্যচ্যত ূ 
হয়ে যাওয়ার পর কোন কাজই আর সৎকাজ থাকেনা যার জন্যে মানুষ কোন পুরষ্কার পাবার যোগ্য বলে গণ্য হতে পারে। 1 


৫৫৬৩৩42৮৩৩৬ ত4৬৩42229১2552 


পুত ০2০৮৯১৮৯৮০০ 


সূরা মুহাম্মদ.৪ ৭ ৫5 হি 


od 


৩৩৩০২5১০২১০ 


নট 
শে 


নে 


শর্ট 
তোমরাই এবং সন্ধির দিকে তোমরা আহবান এবং তোমরা না অতএব 


| 


51) করো (লা) হীনবলহয়ো 
প্রতি ৩৫৫ AOL এপ পা অতি পা 5৬. / তে ঠা 
৪ ৩01 শার্ট ৪ 2০ dl su 
তোমাদের কর্মসমূহকে তোমাদের ক্ষুন্ন কক্ষণ না এবং তোমাদের সাথে আল্লাহ এবং বিজয়ী 
করবেন (আছেন) 


রণ 22 22 5 রণ 2544৫ LRA ৫ 2 7 21৮2 ১৭ 
2122 ৩১ 2৮৮৪ 3 তৈল ৪১০ ৬) 
ও খেলা দুনিয়ার জীবন প্রকৃত 


তোমরা ঈমান যদি এবং তামাশা ও 


| আন (মাত্র) পক্ষে 

2 পপ ৮৫ স্প্রে 2 A (লি . উল 2 24 ১৫2 
সম্পদ তোমাদের থেকে না এবং তোমাদের কর্মফল তোমাদের দান তোমরা ভয়. 
সি তিনিচান সমূহকে করবেন করে চল 


পরা 2 5 962 26 ৪৫ ও 

* জর ক PAR ৬ তি 

তোমাদেরগোপনক্রটিকে প্রকাশ এবং তোমরা "তে অতঃপর ডা তোমাদের বি যদি 
করবেন কৃপণতা করবে চাপদেন চান 


০০৮৯৯৯৯৯৯১৯ 


৩৫. অতএব তোমরা সাহসহীন হয়ে পড়ো না এবং সন্ধি-সমঝোতার আবেদন করে বসো না ১৫। আসলে . 
তোমারাই বিজয়ী হয়ে থাকবে৷ আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছেন এবং তোমাদের আমল তিনি কক্ষণই বিনষ্ট 
করবেন না। | 
৩৬. এই দুনিয়ার জীবনটাতো একটা খেলা এবং তামাসার ব্যাপার । তোমরা যদি ঈমানদার হও এবং তাকওয়ার 
নীতি ও আচরণ রক্ষা করে চলতে থাক তাহলে আল্লাহ তোমাদের শুভ কর্মফল তোমাদেরকে দেবেন; তিনি 
তোমাদের ধন-সম্পদ তোমাদের নিকট হতে চাবেন না১১। 

৩৭. তিনি যদি তোমাদের ধন-সম্পদ তোমাদের নিকট চেয়ে বসেন এবং তোমাদের সব কিছুই পেতে চান তাহলে 
তোমরাতো কার্পণ্য করবে এবং তিনি তোমাদের গোপন দোষটি বাইরে প্রকাশ করে দেবেন। 


৩৩ 


CSCC DTD TD CCS 


১৫। একথা এখানে লক্ষ্যে রাখা দরকার যে, এ এরশাদ করা হয়েছিল সেই সময়ে যখন মাত্র মদীনার ক্ষুদ্র বস্তিতে কয়েক শত 
মোহাজের ও আনসারের এক মুষ্টিমেয় দল ইসলামের পতাকা বহন করেছিল, এবং তার যুকাবিলায় ছিল মাত্র কুরাইশদের শক্তিশালী 
গোত্রগুলিই নয়, বরং সমগ্র আরব দেশের কাফের ও মুশরেকগণ । এই পরিস্থিতিতে এরশাদ করা হচ্ছে যে-হিম্মতহারা হয়ে শত্রুদের 
কাছে সন্ধির আবেদন করতে লেগে যেওনা, বরং জীবনপণ করে মুকাবিলার জন্যে প্রস্তুত হয়ে যাও ৷ | 

১৬। অর্থাৎ তিনি এন্বর্যবান- অভাবহীন, তোমার কাছ থেকে তার নিজের জন্যে কিছু গ্রহণ করার প্রয়োজন নেই । তিনি তার পথে কিছু 
খরচ করার জন্যে যদি তোমাকে নির্দেশ দেন, তবে তা তার নিজের জন্যে নয়, বরং তোমাদেরই মঙ্গলের জন্যে । 


22252৩2৩2৩9 ৯৯৮ 
CSAS SAAS ASC LUO ৯১১৮৯১১৮১৯৯ ০১৮৯৯৯৯৯৯৯১ ১৩১১৮৯৮১৯৯৯ 


৩৩ 


২০ 


SSS 


i 
h 
A 
n 
A 
f 
fh 
ঠা 


ot 


9০০০২০০০১০২ সু 


১০০০০১১১০১০ 


(অন্যএক) 


€ 2 প্তির্পি (2৫ 4 ০১ 
৬15৩ 
তোমাদের মত 


৩৮. লক্ষ্য কর, তোমাদেরকে আহ্বানই জানানো হচ্ছে যে, আল্লাহর পথে ধন-সম্পদ ব্যয় কর। জবাবে তোমাদের, 
কিছু লোক কার্পণ্য করে অথচ যে কার্পণ্য করে সে আসলে নিজের সাথেই নিজে কার্পণ্য করে। আল্লাহতো এশ্বর্ষের - 
মালিক, তোমরাই বরং তার মুখাপেক্ষী । তোমরা যদি মুখ ফিরিয়ে যাও, তাহলে আল্লাহ তোমাদের স্থানে অন্য 
কোন মানৰগোষ্ঠিকে নিয়ে আসবেন; আর তারা তোমাদের মত হবে না নিশ্চয়। 


সী শিস 


র 
ৃ 
ূ 
। 
| 


by 
A 


৫০2৩2255555 


আল-ফাত্হ-৪৮ ৫২ পারা২৬ 
৩০১০০০০০০০০ ভুতু সু সু সু সুস্ুুু সত 


নামকরণঃ সূরার প্রথম আয়াত(3+* 5 ৬৬1০ 01. হতে এর নাম গৃহিত। এতে যে “ফাত্হ' শব্দটি 

রয়েছে তাকেই গোটা সূরার নামরূপে গ্রহণ করা হয়েছে । আসলে এ শুধু নাম-ই নয়, এ সূরায় আলোচিত 
বিষয়াদিরও এটাই শিরোনাম । কেননা সেই বিরাট “ফাত্হ' বা বিজয় সম্পর্কে এ সূরায় কথা বলা হয়েছে যা 
আল্লাহতা*আলা হুদাইবিয়ার সন্ধিরূপে হযরত মুহাশ্মদ (সঃ) ও মুসলিম জাতিকে দান করেছিলেন । 


নাযিল হওয়ার সময়-কালঃ হাদীসের সব বর্ণনার এক্যমতে প্রমাণিত হয়েছে যে, ষষ্ঠ হিজরী 


সনের জিল্‌-কা'দ মাসে ঠিক তখন এ সূরাটি নাযিল হয়েছিল যখন নবী করীম (সঃ) মক্কার কাফেরদের সাথে 
হুদ্বাইবিয়ার সন্ধি-চুক্তি সম্পাদিত করার পর মদীনা শরীফের দিকে প্রত্যাবর্তন করছিলেন । 


এতিহাসিক পটভূমিঃ যে সব ঘটনার ধারাবাহিকতার এক পর্যায়ে এ সূরাটি নাযিল হয়েছিল, তার 
সূচনা হয়েছিল এভাবে যে, নবী করীম (সঃ) একদা স্বপ্নে দেখলেন, তিনি তার সংগী-সাথীদের সঙ্গে নিয়ে 
মক্কাশরীফ চলে গিয়েছেন এবং সেখানে ‘উমরা’ পালন করলেন । নবীর স্বপ্ন নিছক স্বপ্ন ও অমূলক চিন্তা-কল্পনার 
ফলশ্রুতিই হয় না, প্রকৃতপক্ষে এও এক প্রকারের অহী বিশেষ । সূরার ২৭ নম্বর আয়াতে আল্লাহতা'আলা নিজেই 
এ কথা সত্যায়িত করেছেন যে, এ স্বপ্রটি তিনি নিজেই তার রসূল (সঃ)-কে দেখিয়েছিলেন । কাজেই আসলে এ 
স্বপ্ন মাত্র নয়। প্রকৃতপক্ষে এ ছিল আল্লাহরই এক ইংগিত। এ পালন ও কাজে পরিণত করণ নবীর পক্ষে একান্তই 
কর্তব্য ছিল। 

কিন্ত, তখনকার আয়ান্তাধীন বাহ্যিক কার্যকারণ ও উপায়-উপকরণের দিক দিয়ে এ ইংগিতকে বাস্তবায়িত করা 
কোনক্রমেই সম্ভবপর বলে মনে হয় নি। কুরাইশ কাফেররা ছ'টি বছর হতে মুসলমানদের জন্যে আল্লাহর ঘরের 
পথ বন্ধ করে রেখেছিল। এ দীর্ঘ সময় কোন মুসলমানকেই তারা হজ্জ বা উমরা'র জন্য হারাম শরীফের নিকটেও 
যেতে দেয়নি । এক্ষণে তারা স্বয়ং রসূলে করীম (সঃ)-কে সাহাবীদের দলবল সহকারে মন্কা শরীফে প্রবেশ করার 
অনুমতি দিবে, তা কি করে আশা করা যেতে পারে! উমরার নিয়ত করে ও ইহরাম বেঁধে সামরিক সাজ-সরঞ্জাম 
সহকারে বের হওয়া তো যুদ্ধের ঘোষণা দেয়ারই নামান্তর ছিল। আর সশস্ত্র না হয়ে নিতান্ত নিরস্ত্র অবস্থায় 
যাওয়াও তো নিজের ও সংগী-সাথীদের জীবন-প্রাণের জন্যে কঠিন বিপদ টেনে আনা ছাড়া অন্য কোন পরিণতি 
হতে পারে বলে মনে করা যায় না। এ রূপ অবস্থায় আল্লাহতা'আলার এ ইংগিতকে কি করে বাস্তবায়িত করা সম্ভব 
হতে পারে তা কারও বোধগম্য হচ্ছিল না। ্‌ 

কিন্তু নবী পয়গন্বরের পদ ছিল অত্যন্ত দায়িতৃপূর্ণ। তাঁর খোদা তাকে যে নির্দেশই দিবেন, কোনরূপ দ্বিধা-সংকোচ 
ব্যতীতই তা যথাযথরূপে পালন করাই তার এঁকান্তিক কর্তব্য । এ কারণে রসূলে করীম (সঃ) নিঃসংকোচে তার 
স্বপ্নের বিবরণ তীর সাহাবীগণকে শুনালেন ও সফর যাত্রার প্রস্তুতি গ্রহণ শুরু করে দিলেন । আশে-পাশের 
গোত্রসমূহেও সাধারণ ভাবে ঘোষণা করিয়ে দিলেন- আমরা উমরার জন্যে মন্কা যাচ্ছি। যারাই আমাদের সংগে 
যেতে চাইবে, তারা যেন আমাদের কাফেলায় শামিল হয়ে যায়৷ যাদের দৃষ্টি বাহ্যিক উপায়-উপকরণের উপর 
নিবদ্ধ ছিল তারা স্পষ্ট মনে করে নিয়েছিল যে, এ লোকগুলি তো মৃত্যুর গহ্বরে ঝাপ দিতে যাচ্ছে। তাদের কেউই 
রসূলে করীম (সঃ)-এর সংগী হতে প্রস্তুত হ'ল না। কিন্তু আল্লাহ এবং তাঁর রসূলের প্রতি যাদের সত্যিকার ঈমান 
ছিল তারা এ যাত্রার পরিণতি কি হবে তা নিয়ে মাথা ঘামাতে রাজী হ'ল না। এ আল্লাহরই ইংগিত এবং তারই 
রসূল এ ইংগিত কার্যে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেছেন, এটাই ছিল তাদের সান্তনা লাভের একমাত্র 
অবলম্বন । অতঃপর বসূলের সংগী হতে তাদেরকে বাধা দিতে পারে এমন কোথাও কিছু ছিল না। পরে চৌদ্দশ' 


(৫৭ 


>) 


222 


সূরা আল-ফাত্হ.৪৮ রি ER 


TNA 
সাহাবী রসূলে করীম (সঃ)-এর নেতৃত্বে এই কঠিন বিপদ সংকুল সফরে যাওয়ার জন্যে প্রস্তুত হলেন । ষষ্ঠ হিজরীর 
যিল-কাদ মাসের শুরুতে এ কাফেলা মদীনা হতে যাত্রা করলো । যুলহুলাইফা* নামক স্থানে পৌছে সকলেই 
উমরার এহরাম বাঁধলেন । কুরবানী করার উদ্দেশ্যে ৭০টি উট সংগে নিলেন। উটগুলোর গলায় “কুরবানীর জন্য 
নির্দিষ্ট জন্তু’ হওয়ার চিহ্ন স্বরূপ রশি বেঁধে দেয়া হ'ল । জিনিসপত্রের মধ্যে এক-একখানি তরবারিও সংগে নেয়া 
হ'ল। এ কোন বে-আইনী কাজ ছিল না। বরং তখনকার সময় আরবের প্রচলিত নিয়মে হারাম-জিয়ারতকারীদের 
জন্য এর পুরাপুরি অনুমতি ছিল। এতদ্যতীত যুদ্ধের অন্য কোন সমগ্রীই সংগে নেয়া হয় নি। অতঃপর এ কাফেলা 
“লব্বাইকা'র ধ্বনি উচ্চারণ করতে করতে বায়তুল্লাহ'র দিকে যাত্রা শুরু করে দিল । 

এ সময় মক্কা ও মদীনার মধ্যে যে সম্পর্ক ছিল -যে ধরনের ও যে রূপের সম্পর্ক ছিল, তা আরবের প্রত্যেকটি 
লোকই জানতো । এই বিগত বছরই ৫ম হিজরী সনের শওয়াল মাসে- আরবের সমস্ত গোত্র-গোষ্ঠী সম্মিলিত শক্তি 
নিয়ে মদীনার উপর চড়াও হয়েছিল এবং এরই ফলে আহযাব যুদ্ধ সংঘটিত হয়েছিল। এ কারণে রসূলে করীম 
(সঃ) যখন এত বিপুল সংখ্যক জনতার একটা কাফেলা নিয়ে তাঁদের সকলেরই রক্তের পিপাসু দুশমনদের ঘরের 
দিকে রওনা হলেন তখন এ আশ্চর্য ধরনের অভিযাত্রার দিকে সমগ্র আরবের দৃষ্টি নিবদ্ধ হ'ল । অবশ্য লোকেরা 
এও লক্ষ্য করলো যে, এ কাফেলা লড়াই করার জন্য নয়, হারাম মাসে এহরাম বেঁধে কুরবানীর উট সংগে নিয়ে 
আল্লাহর ঘরের দিকে যাচ্ছে, যাচ্ছে সম্পূর্ণ নিরস্ত্র হয়ে। 

নবী করীম (সঃ)-এর এ অগ্রযাত্রায় কুরাইশের লোকেরা ভীষণ ভাবে উদ্বিগ্ন হয়ে পড়লো । যিল-কা'দ মাস ছিল 
হারাম মাসসমূহের মধ্যে একটা । শত শত বছর ধরে আরবের লোকেরা এ মাসগুলোকে হজ্জ ও যিয়ারত করার 
জন্য সংরক্ষিত ও অত্যন্ত সম্মানার্হ মাস মনে করে এসেছে। এ মাস সমূহে যে কাফেলাই এহরাম বেঁধে হজ্জ বা 
উমরা করার উদ্দেশ্যে যাত্রা করেছে, তার প্রতিরোধ করার অধিকার কারও ছিল না। এমন কি কোন গোত্রের সঙ্গে 
সে কাফেলার লোকদের জানের দুশমনি থাকলেও আরবের সর্ববাদী সম্মত ও সর্বসমর্থিত বিধান অনুযায়ী তার 
এলাকা হতে তাদেরকে অতিক্রম করে যেতে দিতে বাধা দান করতে পারে না। এ কারণে কুরাইশ বংশের 
লোকেরা বিশেষভাবে ভাবিত হয়ে পড়লো । তারা মনে করলো, মদীনার এ কাফেলার উপর আক্রমণ চালিয়ে 
তাদেরকে মন্ধাশরীফে প্রবেশ করতে না দিলে সমগ্র আরবে সে জন্য কঠিন প্রতিবাদ ধ্বনিত হয়ে উঠবে, আরবের 
প্রত্যেকটি লোকই এ কাজকে অন্যায় বাড়াবাড়ি বলে অভিহিত করবে । সমগ্র আরবের গোত্রসমূহ মনে করতে শুরু 
করবে- আমরা বুঝি আল্লাহর ঘরের একচ্ছত্র মালিক হয়ে বসতে চাচ্ছি। প্রত্যেক গোত্রই চিন্তা করবে, ভবিষ্যতে 
কাকেও হজ্জ ও উমরা করতে দেয়া না দেয়া বুঝি আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে । আমরা যার প্রতি 
বিরাগভাজন হব, তাকে বুঝি বায়তুল্লাহর যিয়ারত করতে তেমনি বাধাগ্রস্থ করবো, যেমন আজ এ যিয়ারত ইচ্ছুক 
লোকদের বাধা দিচ্ছি! এটা তো একটা মস্তবড় ভূল পদক্ষেপ হবে, সমস্ত আরব জনতা আমাদের প্রতি বীতশ্রদ্ধ ও 
বিমুখ হয়ে পড়বে! কিন্তু আমরা যদি মুহাম্মদকে এত বড় একটা কাফেলা সথে নিয়ে বিনা বাধায় আমাদের শহরে 
প্রবেশ করার সুযোগ দিই তাহলে সারাদেশে আমাদের আর কোন প্রতিপত্তি ও হাক-ডাক অবশিষ্ট থাকবে না। 
লোকেরা মনে করবে, আমরা মুহাম্মদের ব্যাপারে ভয় পেয়ে গেছি। বস্তুতঃ এ ছিল কুরাইশদের জন্যে একটা 
মন্তবড় সমস্যা । তারা এতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিল । শেষ পর্যন্ত তাদের জাহেলিয়াতের আত্মসম্মানবোধ ও 
বিছ্বেষই বিজয়ী হয়ে পড়লো । তারা নিজেদের নাক উঁচু রাখার সিদ্ধান্ত করলো, তারা কোনক্রমেই এ কাফেলাকে 
তাদের শহরে প্রবেশ করতে দেবে না। 


*এই স্থানটা মদীনা হতে মক্কার দিকে প্রায় ছ'মাইল দূরত্বে অবস্থিত । বর্তমানে তাকে “বীরে আলী' “আলীর কৃপ' 
বলা হয়। মদীনা হতে হজ্জযাত্রীরা এ স্থান হতে হজ্জ ও উমরার এহরাম বেঁধে থাকেন। 


Cae TDD TTD DDD 


TES 


ELENA To BC Aa SCIENCE Co AC EE Ce De oon 


শান ৮1 


EE 


০০2572১22০১ 
রসূলে করীম (সঃ) বনুকা*আব-এর এক ব্যক্তিকে “সংবাদদাতা' হিসেবে আগে-ভাগে পাঠিয়ে দিয়েছিলেন । 
কুরাইশদের মনোভাব, ইচ্ছা, তৎপরতা ও গতিবিধি সম্পর্কে জেনে রসূলে করীম (সঃ)-কে আগাম জানিয়ে দেয়াই 
' ছিল তার কর্তব্য । নবী করীম (সঃ) যখন 'উসফান' (মদীনা হতে উটের গাড়ীতে মক্কা যাওয়ার পথে দু'দিনের 
দুরত্বে অবস্থিত একটা স্থান) পৌছিলেন তখন সে লোকটি এসে সংবাদ জানাল যে, কুরাইশের লোকেরা পূর্ণ 
প্রস্তুতি নিয়ে (মক্কার বাইরে উসফানের পথে) 'যী-তাওয়া' নামক স্থানে এসে পৌছে গেছে । আর খালেদ ইবনে 
অলীদকে তারা দু'শ" উটের গাড়ীর আরোহী সৈন্যসহ (উসফান হতে মক্কার দিকে আট মাইল দূরত্বে অবস্থিত) 
‘কুরাউল গাইম' নামক স্থানের, দিকে আগে-ভাগে পাঠিয়ে দিয়েছে রসূলুল্লাহর অগ্রযাত্রা রোধ করার উদ্দেশ্যে । 
রসূলে করীম (সঃ)-এর কাফেলার সাথে খোচাখুচি করে তাদেরকে উত্তেজিত করে তোলাই ছিল তাদের উদ্দেশ্য- 
যেন, যুদ্ধ সংঘটিত হলে সমগ্র দেশে রটিয়ে দেয়া যায় যে, এ লোকেরা আসলে লড়াই করবার উদ্দেশ্য নিয়েই 
এসে ছিল, যদিও বাহানা করেছিল উমরা করার, এবং ধোকা দেওয়ার উদ্দেশ্যেই তারা এহরাম বেঁধে রেখেছিল! 
নবী করীম(সঃ) এ সংবাদ জানতে পেরেই চলার পথ পরিবর্তন করে দিলেন এবং অত্যন্ত বন্ধুর-দুরাতক্রম্য পথ 
ধরে বিশেষ কষ্ট সহকারে 'হুদাইবিয়।' নামক স্থানে উপস্থিত হলেন। এ স্থানটা 'হারাম'-এর বিস্তীর্ণ এলাকার 
সীমান্তে অবস্থিত ।এখানে বনুখুখা' আর সরদার বুদাইল ইব্‌নে আরকা তার গোত্রের কয়েকজন লোক সংগে নিয়ে 
নবী করীম (সঃ)-এর নিকট উপস্থিত হ'ল । জিজ্ঞাসা করলোঃ আপনি কি উদ্দেশ্য নিয়ে এসেছেন? তিনি বললেনঃ 
আমরা কারও সংগে যুদ্ধ করতে আসি নি, কেবল মাত্র বায়তুল্লাহর যিয়ারত ও তার তওয়াফ করাই আমাদের 
একমাত্র লক্ষ্য । সে লোক ক'জন কুরাইশ সরদারদের নিকট এ কথা পৌছে দিল এবং হারাম শরীফের যিয়ারাত- 
ইচ্ছক এ কাফেলার পথ রোধ না করার পরামর্শ দিল । কিন্তু কুরাইশ সরদাররা তাদের একগুঁয়েমী ও জিদ ত্যাগ 
করতে প্রস্তুত হ'ল না। তারা কুরাইশের বন্ধু সম্পর্ক গোত্র-সমষ্টি 'আহাবীশ' সরদার হুলাইস ইবনে আলকামাকে 
নবী করীম (সেঃ)-এর নিকট পাঠিয়ে দিল যেন সে তাকে ফিরে যেতে প্রস্তুত করে। কুরাইশ সরদারদের উদ্দেশ্য 
ছিল এই যে, হয়রত মুহাম্মদ (সঃ) তার কথা না মানলে সে তার প্রতি অসন্তুষ্ট হয়ে ফিরে আসবে অতঃপর 
'আহাবীশে'র সমস্ত শক্তি আমাদের পক্ষে নিয়োজিত ও ব্যবহৃত হতে পারবে । কিন্তু সে কার্যতঃ এসে যখন 
দেখতে পেল যে, সমস্ত কাফেলা-কাফেলার সব লোকই এহরাম বাধা অবস্থায় রয়েছে, কোরবানীর জন্তুগুলির 
গলায় চিহ্ন বাঁধা রয়েছে ও সম্মুখে দাড়িয়ে রয়েছে এবং এঁরা লড়াই করবার জন্যে না- বায়তুল্লাহর তওয়াফ 
করবার উদ্দেশ্য নিয়েই এসেছেন, তখন সে নবী করীম (সঃ)-এর সাথে কোন কথা না বলেই মক্কায় ফিরে গেল । 
ফিরে গিয়ে কুরাইশ সরদারদের নিকট স্পষ্টভাষায় বলে দিল-এ লোকেরা বায়তুল্লাহর মহানত্ব মেনেই তার 
যিয়ারতের উদ্দেশ্যে এসেছেন । তোমরা যদি তাদের কে বাধা দাও তাহলে “আহাবীশ' এ কাজে তোমাদের সাথে 
কোন সহযোগিতাই করবে না । তোমরা কা"বার মর্যাদা ও সম্মান-মাহাত্ম্য পদদলিত করবে, আর সে কাজে আমরা 
তোমাদের সহযোগিতা করবো এই উদ্দেশ্যে আমরা তোমাদের ‘মিত্র’ হইনি ৷ 

এরপর কুরাইশদের পক্ষ হতে উরওয়া ইবনে মাসউদ সাকাফী আসলো । সে নিজস্বভাবে নানা কথা বুঝিয়ে রসূলে 
করীম (সঃ)-কে মক্কায় প্রবেশ করার ইচ্ছা হতে বিরত থাকবার জন্যে প্রস্তুত করতে চেষ্টা করলো। কিন্তু নবী 
করীম (সঃ) বললেন, আমরা যুদ্ধ করার উদ্দেশ্যে আসিনি ৷ বনু খুযা'আকে তিনি এ জবাবই দিয়েছিলেন । তিনি 
বললেন, আমরা তো আল্লাহ্র ঘরের মহানত্ব মেনে নিয়ে ও একটা দ্বীনী কর্তব্য পালনের উদ্দেশ্যেই এখানে 
এসেছি । উরওয়া ফিরে গিয়ে কুরাইশের লোকদেরকে বললেনঃ “আমি কাইযার, কিসরা ও নাজাশীর দরবারেও 
গিয়েছি; কিন্তু খোদার শপথ! আমি মুহাম্মদ (সঃ)-এর সংগী-সাথীদেরকে তার জন্য যতখানি উৎসগীকৃত দেখতে 
পেয়েছি, এইরূপ দৃশ্য কোন বড় বড় বাদশাহর দরবারেও দেখতে পাইনি। এ লোকদের অবস্থা এই যে, মুহাম্মদ 
(সঃ) অযু করেন, আর তার সংগী-সাথীরা পানির একটি ফোঁটাও মাটিতে পড়তে দেন না, তার সবই নিজেদের 
দেহ ও কাপড়ে মেখে নেন। এরূপ অবস্থায় তোমাদের প্রতিপক্ষ কে তা তোমরা তাল করেই অনুধাবন করে নাও' । 


(০৩৩৩০০০৩৩৬০ 


দূতদের পর পর আসা-যাওয়া ও কথা বলার এ ধারাবাহিকতা চলতে থাকলো । এ সময়-কালে কুরাইশরা চুপেচুপে 
রসূলে করীম (সঃ)-এর ক্যাম্পের উপর আক্রমণ চালিয়ে সাহাবীগণকে উত্তেজিত করে তুলতো এবং কোন-না 
কোন ভাবে এমন কোন কাজ করতে তাদেরকে বাধ্য করতে চেষ্টা করতে থাকে যাতে লড়াই বাধানোর সুযোগ 
ঘটে ৷ তারা এ ষড়যন্ত্র করতে লাগলো কিন্তু প্রতিবারই সাহাবীদের ধৈর্য এবং নবী করীম (সঃ)-এর বুদ্ধিমত্তা, 
" কৌশল ও প্রতৃৎপন্নমতিত্‌ তাদের সমস্ত কলা-কৌশল ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম ব্যর্থ করে দিল। একবার তাদের 
চল্লিশ-পঞ্চাশ জন লোক রাত্রিবেলা এল ও মুসলমানদের তাবুর উপর প্রস্তর বর্ষণ করতে লাগলো । সাহাবীগণ 
তাদেরকে গ্রেফতার করে নবী করীম (সঃ)-এর সম্মুখে উপস্থিত করলেন। কিন্তু তিনি এ সকলকে মুক্তি দিয়ে 
দিলেন! অন্য এক সময় তানয়ীম*-এর দিক হতে ৮০জন লোক ঠিক ফজরের নামাযের সময় এল এবং আকন্মিক 
ভাবেই তারা আক্রমণ চালালো । এ লোকেরাও গ্রেফতার হ'ল, কিন্তু নবী করীম (সঃ) এদেরকেও মুক্তি দিলেন। 
কুরাইশদের প্রত্যেকটি কৌশলই এভাবে একের পর এক ব্যর্থ হয়ে গেল। 

শেষ পর্যন্ত স্বয়ং নবী করীম (সঃ) হযরত উসমান (রাঃ)-কে নিজের তরফ হতে দূত বানিয়ে মক্কা পাঠালেন । তার 
মাধ্যমে কুরাইশ সরদারদের নিকট পয়গাম পাঠালেন, আমরা যুদ্ধের উদ্দেশ্যে আসিনি, যিয়ারত ও তওয়াফের 
উদ্দেশ্য কুরবানীর জস্তুসহ এসেছি । আমরা তওয়াফ ও কুরবানী সম্পন্ন করে ফিরে যাব। কিন্তু তারা একথা মানলো 
না; উপরস্তু তারা হযরত উসমান (রাঃ)-কেই আটক করে রাখলো । এ সময়ই এদিকে খবর ছড়িয়ে পড়ল যে, 
হযরত উসমান (রাঃ) শহীদ হয়েছেন। তিনি ফিরে না আসায় মুসলমান জনতা এ সংবাদকে সত্য বলে বিশ্বাস 
করলেন।----এ এক কঠিন সংকটপূর্ণ মুহূর্ত । অধিক সহ্য করার ও চুপচাপ নিষ্ক্রিয় হয়ে বসে থাকার সুযোগ ছিল 
না। মক্কায় প্রবেশকরার ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্নতর । তার জন্য শক্তি প্রয়োগ বাঞ্চিত ও প্রার্থিত ছিল না। কিন্তু 
ব্যাপার যখন দূত হত্যা পর্যন্ত গড়িয়েছে তখন মুসলিম জনতার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া ছাড়া উপায়ান্তর থাকলো 
না। এ জন্যে নবী করীম (সঃ) তীর সমস্ত সংগী-সাথীদেরকে একত্রিত করে তাদের নিকট হতে এ কথার উপর 
“রায়'আত' গ্রহণ করলেন যে, “অতঃপর আমরা এখান হতে মৃত্যু পর্যন্তও পশ্চাদপসরণ করবো না'। অবস্থার 
নাযুকতা লক্ষ্য করলে সহজেই বুঝতে পারা যায় যে, এ কোন সাধারণ ও নগণ্য ধরনের 'বায়'আত' ছিল না। 
মুসলমান ছিলেন মাত্র ১৪ শত, সংগে যুদ্ধের সাজ-সরঞ্জাম বা অন্ত্র-শস্ত্র কিছুই ছিল না। এ সময় তারা নিজেদের 
আবাস-কেন্দ্র হতে আড়াই শত মাইল দূরে, মক্কার উপকণ্ঠে উপস্থিত ছিলেন, যেখানে শত্রু পক্ষ পূর্ণ শক্তিতে 
তাদের উপর অতি সহজেই আক্রমণ করতে পারে । আর আশ-পাশ হতে নিজেদের মিত্র ও সমর্থক গোত্রসমূহকে 
সংগে নিয়ে তাদেরকে পরিবেষ্টিত করে ফেলতেও কোন অসুবিধা ছিল না। এতদ'সর্ত্েও মাত্র একজন ব্যক্তি ছাড়া 
সমগ্র কাফেলা-ই নবী করীম (সঃ)-এর হাতে মরতে ও মারতে প্রস্তুত থাকার জন্য “বায়'আত' করতে একবিন্দু 
কৃষ্ঠিত হ'লনা। তাদের ঈমানী নিষ্ঠা ও এঁকান্তিকতা এবং খোদার পথে আত্মদান করতে প্রস্তুত থাকার ইহাপেক্ষা 
অধিক স্পষ্ট ও অকাট্য প্রমাণ আর কি হতে পারে? বস্তুতঃ এই 'বায়'আতেই' “বায় 'আতে রিযওয়ান'- খোদার 
সন্তোষ লাভের উদ্দেশ্যে আত্মপানমূলক শপথ ও অংগীকার নামে ইসলামের ইতিহাসে স্বণক্ষিরে লিখিত রয়েছে 
এবং চিরদিনই তা ইতিহাসে ভাস্বর হয়ে থাকবে । 

পরবর্তী সময় জানা গেল, হযরত উসমানের নিহত হওয়ার সংবাদ ভূল ছিল৷ তিনি নিজেও যথাস্থানে ফিরে এলেন 
এবং কুরাইশদের পক্ষ হতে সুহাইল ইবনে-আমরের নেতৃত্বে একটা প্রতিনিধিদলও সন্ধির কথা-বার্তা বলার জন্যে 
রসূলে করীম (সঃ)-এর ক্যাম্পে উপস্থিত হ'ল৷ রসূলে করীম (সঃ) এবং তার সংগী-সাথীদেরকে মক্কায় প্রবেশ 
করতেই দেয়া হবেনা এরূপ জিদ ও একগুঁয়েমী তারা ত্যাগ করেছিল । অবশ্য নিজেদের নাক উঁচু রাখার জন্য 
: *এ মক্কার হারাম-সীমার বাইরে অবস্থিত একটা স্থান । মক্কার লোকেরা সাধারণত উমরা করার উদ্দেশ্যে এ স্থানে 
গিয়ে এহরাম বাধতো এবং তারপর ফিরে এসে উমরা আদায় করতো । 


তু STE 


সূরা আল-ফাত্হ.৪৮ 


শুভ 
তারা বার বার শুধু বলতে লাগলোঃ আপনি এ বছর ফিরে যান, আগামী বৎসর উমরা করার জন্য আসতে পারেন । 
দীর্ঘ কথাবার্তার পর নিঙ্ো্ৃত শর্তসমূহের ভিত্তিতে সন্ধিদুক্তি লিপিবদ্ধ করা হ'ল। 

১. দশ বছর কাল পর্যন্ত উভয় পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ থাকবে । একদল অপর দলের বিরুদ্ধে গোপনে বা প্রকাশ্যে 
কোন রকমেরই তৎপরতা চালাবে না। 

২. এ সময়-কালের মধ্যে কুরাইশদের কোন ব্যক্তি তার নেতার অনুমতি ব্যতীত পালিয়ে গিয়ে হযরত মুহাম্মদ 
(সঃ)-এর নিকট উপস্থিত হলে তিনি তাকে ফিরিয়ে দেবেন। আর তার সংগী-সাথীদের মধ্য হতে কেউ 
কুরাইশদের নিকট চলে গেলে তাকে ফিরিয়ে দেয়া হবে না। 

৩. আরব গোত্রসমূহের মধ্যে যে গোত্র পক্ষদ্বয়ের মধ্যে যে কোন পক্ষের মিত্র হয়ে এ চুক্তিতে শামিল হতে চাইবে, 
সে অবশ্যই শামিল হতে পারবে, এ করার তার অধিকার রয়েছে। 

৪. মুহাম্মদ (সঃ) এ বছর ফিরে যাবেন এবং আগামী বছর উমরা করার উদ্দেশ্যে এসে মাত্র তিন দিন মক্কায় 
অবস্থান করতে পারবেন । অবশ্য অন্ত্র-শস্ত্রের মধ্যে মাত্র একখানা করে তরবারি সংগে নিয়ে আসতে পারবেন। এ 
ছাড়া অন্য কোন যুদ্ধ-সরঞ্জাম সংগে আনতে পারবেন না । এ তিন দিনের জন্যে মন্কাবাসীরা তাদের জন্য শহর 
খালি করে দেবে, যেন কোনরূপ সংঘর্ষ সৃষ্টি হবার আশংকাও না থাকে । কিন্তু তারা এখান হতে ফিরে যাওয়ার 
সময় কোন এক ব্যক্তিকেও সংগে করে নিয়ে যেতে পারবেন না। 

যে সময় এ সন্ধি চুক্তির শর্ত সমূহ ঠিক করা হচ্ছিল, তখন মুসলমানদের সমগ্র বাহিনী খুবই উদ্বিগ্ন ও অস্থির হয়ে 
পড়েছিল। ঠিক যে সব কল্যাণময় দিকের উপর দৃষ্টি রেখে নবী করীম (সঃ) এ শর্তসমূহ মেনে নিচ্ছিলেন, অন্য 
কারও দৃষ্টি সেই দূরবর্তী লক্ষ্যের উপর নিবদ্ধ ছিলনা । ফলে এ সন্ধির পরিণতিতে যে মহাকল্যাণ সাধিত হতে 
যাচ্ছিল, তা কেউই দেখতে পাচ্ছিলেন না। কাফের কুরাইশগণ এ শর্তসমূহকে নিজেদের সাফল্য মনে করে 
আত্মপ্রসাদ লাভ করছিল । কিন্তু মুসলমানদের মনে প্রশ্ন জেগেছিল- আমরা দুর্বলতা দেখিয়ে এ অপমানকর 
শর্তগুলো মেনে নেব কেন? হযরত উমর ফারুক (রাঃ)-এর ন্যায় একজন সূক্ষ্দশী ও দূরদৃষ্টিসম্পন্ন জননেতার 
অবস্থাও খুবই উদ্বেগজনক ছিল। তিনি বলতে লাগলেনঃ “ইসলাম কবুল করার পর আমার দিলে কখনও কোনরূপ 
সংশয় মাথা চাড়া দেয়নি । কিন্তু এ সময় আমিও তা হতে রক্ষা পেলাম না" ৷ তিনি অস্থির হয়ে হযরত আবুবকর 
(রাঃ)-এর নিকট উপস্থিত হলেন। বললেনঃ ‘নবী করীম (সঃ) কি প্রকৃতই আল্লাহর রসূল নন? আমরা কি 
মুসলমান নই? তারা কি মুশরিক নয়?----- তা হলে আমরা আমাদের দ্বীনের ব্যাপারে এ অপামান ও লাঞ্কুনা কেন 
মাথা পেতে নেব? “তিনি বললেনঃ “হে উমর! তিনি সত্যই আল্লাহর রসূল ৷ আল্লাহ কখনই তাকে বিনষ্ট করবেন 
না" । এ শুনে তিনি আর ধৈর্য ধরে থাকতে পারলেন না । তিনি রসূলে করীম (সঃ)-কেও এ প্রশ্ন গুলোই জিজ্ঞাসা 
করলেন। তিনিও তাকে সে রকম জবাবই দিলেন, যেমন দিয়েছিলেন হযরত আবু বকর (রাঃ) ৷ উত্তরকালে হযরত 
উমর (রাঃ) দীর্ঘদিন পর্যন্ত নফল নামায পড়া ও দান সাদকার কাজ করেছেন, যেন আল্লাহতা'আল] সে দিনের 
বেয়াদবীর অপরাধ ক্ষমা করে দেন যা তিনি নবী করীম (সঃ) এর ব্যপারে করে ছিলেন। 

এই সন্ধি চুক্তির দুটো কথা লোকদের মনে সর্বাধিক অস্থিরতার সৃষ্টি করেছিল। একটা কথা হ'ল দু'নম্বর শর্ত । 
লোকেদের মতে এ সুস্পষ্টরূপে সমতা ভংগকারী শর্ত । মক্কা হতে পালিয়ে আসা লোককে যদি আমরা ফিরিয়ে 
দিতে বাধ্য হই তা হলে মদীনা হতে পালিয়ে আসা লোককে তারা কেন ফিরিয়ে দেবে না? নবী করীম (সঃ) এ 
লাগবে? আল্লাহতা'আলা তাদেরকে আমাদের নিকট হতে দূরে রাখেন এটাই তো মংগল, আর তাদের নিকট হতে 
যারা পালিয়ে আমাদের নিকট আসবে, আমরা যদি তাদেরকে ফিরিয়ে দিই, তা হলে আল্লাহতা*আলা তাদের জন্যে 
মুক্তি ও নিষ্কৃতির অপর কোন পথ বের করে দেবেন। এ ছাড়া চতুর্থ শর্তটিও লোকরা সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে 
পারছিল না। মুসলমানরা মনে করছিলেন, এই শর্তটা মেনে নেবার অর্থ হ'ল আমরা সমগ্র আরবদের সম্মুখে ব্যর্থ 


সত সত অস সত EA 


৯৯ 


ই 


SD 


DT EC CC em DTD 


০2৩০০০০৩৩০০ 


সূরা আল-ফাত্হ.৪৮ রাত রী 


মি 
হয়ে ফিরে যাচ্ছি। এ ছাড়া আরও একটা প্রশ্ন তীব্র হয়ে দেখা দিয়েছিল । নবী করীম (সঃ) তো স্বপ্নে দেখেছিলেন 
আমরা মন্ধায় তওয়াফ করছি, অথচ বাস্তবে আমরা তওয়াফ না করেই ফিরে যাওয়ার শর্ত মেনে নিচ্ছি। নবী করীম 
(সঃ) লোকদেরকে বুঝালেনঃ এ বছর তওয়াফ করা হবে, স্বপ্নে তা তো স্পষ্ট করে দেখানো হয় নি। সন্ধির 
শর্তানুযায়ী এ বছর না হলেও আগামী বছর তো ইনশা-আল্লাহ তওয়াফ করা হবেই! 
এ সময়ই একটা ঘটনা সংঘটিত হয়। এ ঘটনাটি- বলা যেতে পারে- আগুনে ঘৃত ঢালার কাজ করেছে 
সন্ধিরচুক্তি পত্র লিখিত হচ্ছিল, এ মুহুর্তেই সুহাইল ইবনে “আমরের পুত্র আবু জান্দাল- যিনি ইতিপূর্বেই মুসলমান 
হয়েছিলেন এবং মক্কার কাফেরগণ তাঁকে বন্দী করে রেখেছিল- কোন না কোন রকমে পালিয়ে এসে নবী করীম 
(সঃ)-এর ক্যাম্পে উপস্থিত হয়ে গেলেন । তার পায়ে বেড়ি লাগানো ছিল, আর তার সমগ্র দেহের উপর অত্যাচার- 
নিপীড়নের স্পষ্ট চিহ্ন অংকিত ছিল। তিনি নবী করীম (সঃ)-এর নিকট ফরিয়াদ করলেন, ‘আমাকে এ অন্যায় 
অকারণ বন্দীদশা হতে মুক্তি দিন' । এ মর্মান্তিক অবস্থা সহ্য করে নেয়া উপস্থিত সাহাবীদের পক্ষে অসম্ভব হয়ে 
দীড়াল। কিন্তু সুহাইল ইবনে-আমর বললেন, সন্ধিপত্র লেখা সম্পূর্ণ না হলেও তার শর্তাবলী আমাদের পরস্পরে 
চূড়ান্তরূপে গৃহিত হয়েছে। কাজেই শর্তানুযায়ী আমার এ পুত্রকে আমার নিকট ফিরিয়ে দিতে আপনি বাধ্য । নবী 
করীম (সঃ) তার যুক্তি মেনে নিলেন এবং আবু জান্দালকে এ যালেমদের নিকটই সোপর্দ করে দেয়া হ'ল। 
সন্ধিচূক্তি স্বাক্ষরিত হওয়ার কাজটা চূড়ান্তভাবে সম্পন্ন হওয়ার পর নবী করীম (সঃ) সমবেত সাহাবীগণকে 
বললেন, এখানেই কোরবানী করে মাথা মুন্ডন করে ফেল ও এহরাম খুলে ফেল। কিন্তু একজন লোকও নিজ স্থান 
হতে নড়লেন না। নবী করীম (সঃ) পর পর তিনবার এই নির্দেশ দিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম (রাঃ) এ সময় 
যে দুঃখ মর্মবেদনা, হতাশা ও অন্তর্জুলার সুগভীর সাগরে নিমজ্জিত হয়েছিলেন, তাতে একজন লোকের পক্ষেও 
নিজ স্থান হতে এতটুকু নড়াচড়া করাও সম্ভবপর হ'ল না। অথচ নবী করীম (সঃ) সাহাবীগণকে কোন কাজের 
নির্দেশ দিয়েছেন এবং তারা তা পুরোপুরি পালন করার জন্য সংগে সংগেই সক্রিয় হয়ে উঠেনি, রসূলে করীম 
(সেঃ)-এর সমগ্র নবুয়্যত-রিসালাতের জীবনে এটাই সর্বপ্রথম ও সর্বশেষ ঘটনা। এরূপ বিস্ময়কর ঘটনা এই দীর্ঘ 
সময়ের মধ্যে আর কখনও ঘটেনি । এরূপ অবস্থা দেখে নবী করীম (সঃ) খুবই মর্মাহত হলেন । তিনি তার ক্যাম্পে 
_ পৌছে উন্মুল ম্‌'মিনীন হযরত উম্মে সালমা (রাঃ)-এর নিকট তার এ দুঃখ ও ক্ষোভের কথা প্রকাশ করলেন। তিনি 
নিবেদন করলেনঃ আপনি নিজে চুপচাপ চলে গিয়ে নিজের উটটা যবাই করে দিন এবং ক্ষৌরকার ডেকে নিজের 
মস্তক মুন্ডন করিয়ে নিন। এর পর লোকেরা নিজেরাই অগ্রসর হয়ে আপনার পদাংক অনুসরণ করবেন এবং তারা 
বুঝে নেবেন যে, যা কিছু ফয়সালা হয়েছে তা আর পরিবর্তিত হবে না। কার্যতঃ হলও তাই। রসূলে করীম (সঃ)- 
এর কাজ দেখে লোকেরাও কোরবানী করলেন, মাথা মুপ্তন করলেন বা চুল কাটালেন এবং এহরাম খুলে ফেললেন। 
কিন্তু এতদসত্বেও তাদের হৃদয় যেন চূর্ণ-বিচূর্ণ হয়েছিল, হতাশা ও দুঃখে-ক্ষোভে তাদের কলিজাটা যেন ছিড়ে 
গিয়েছিল- এমনই ছিল তাঁদের মানসিক অবস্থা । 
এর পর এ কাফেলা হুদাইবিয়ার সন্ধিকে নিজেদের ব্যর্থতা ও অপমান-লাঙ্কনার চূড়ান্ত প্রতীক মনে করে মদীনার 
দিকে প্রত্যাবর্তন করছিল । তখন মক্কা হতে প্রায় ২৫ মাইল দূরত্বে অবস্থিত যাজনান নামক স্থানে (কোরো কারো 
ও কথানুযায়ী 'কুরাউল গাইম' নামক স্থানে) এ সূরাটি নাযিল হ'ল ৷ এতে মুসলমান জনতাকে বলা হয়েছে যে 
তোমরা এ সন্ধিকে নিজেদের চরম পরাজয় মনে করলেও আসলে এটাই তোমাদের মহা বিজয়- 'ফতহুন আযীম'। 
এ সূরা নাযিল হওয়ার পর নবী করীম (সঃ) সমস্ত মুসলিম জনতাকে একত্রিত করলেন এবং বললেনঃ আজ আমার 
উপর এমন একটা জিনিস নাযিল হয়েছে যা আমার নিকট সমগ্র দুনিয়া ও তার অভ্যন্তরস্থ সবকিছুরই তুলনায় 
অধিক মূল্যবান। অতঃপর তিনি এ পাঠ করে সকলকে শুনিয়ে দিলেন এবং বিশেষ করে হযরত উমর (রাঃ)-কে 
ডেকে এটা শুনালেন। কেননা, হুদাইবিয়ার সন্ধির কারণে তিনিই ছিলেন সর্বাধিক দুঃখিত ও মর্মাহত ৷ 


১৯১১০১৬০১১১ 
AREER TEETER AT STL TLR ERENT LLL TL TTT LT TELAT TLS LSE 


৯৮০০০০০৩৩৩৫ 


EELS 


CPD TT DPD TT 


৩৩০5৩ 


হু RENE ESN TRAILERS AS LSS LSS 


৯৮২৫৫৫৫৫৫৫৩ :০০৬ 
৮2 শী পাশীরা্পাাীসী্পীস্পম্অসা সী পপাশিশশা শী 


ন 


সূরা 
০৩০৩০৩৩৩৩০০ নিহত 


-ফাত্হ.৪৮ পারা২৬ 


PPD DDS 


চা 


ঈমানদার লোকগণ আল্লাহতা'আলার এ মহাবাণী শুনেই সত্তুষ্ট হয়েছিলেন। কিন্তু অল্পকালের মধ্যেই যখন এ 
সন্ধির কল্যাণ এক একটা করে প্রকাশ হতে শুরু হ’ল তখন এ সন্ধির যে বাস্তবিকই ইসলাম ও মুসলিমদের জন্য 
এক মহা বিজয় সূচক ছিল তাতে কারো এক বিন্দু সন্দেহ থাকলো না। . 
১.এ সন্ধি চুক্তিতে আরব দেশে সর্ব প্রথম ইসলামী রাষ্ট্রের অবৃস্থিতিকে যথারীতি স্বীকৃতি ও সমর্থন দেয়া হল। এর 
পূর্ব পর্যন্ত আরবদের দৃষ্টিতে মুহাম্মদ (সঃ) ও তার সংগী-সাধীদের মর্যাদা ছিল এই যে, তারা কুরাইশ ও আরবের 
অন্যান্য গোত্রের বিরুদ্ধে বিদ্রোহকারী একটি দল বা গোষ্ঠী মাত্র। তারা এদেরকে তাদের'ভ্রাতৃগোষ্ঠী বহির্ভূত 
(০09৬) মনে করতো । এখন সেই কুরাইশরাই রসূলে করীম (সঃ)-এর সাথে সন্ধি চুক্তি করে ইসলামী রাষ্ট্র 
অধিকৃত অঞ্চলের উপর তার স্বাধীন সার্বভৌম কর্তৃত্ব মেনে নিল। আর আরবের অন্যান্য গোত্রসমূহের জন্য এ 
দুটো রাজনৈতিক শক্তির মধ্যে যে কোন একটার সাথে ইচ্ছা হবে মিত্রতার সন্ধি চুক্তি করবার দ্বার ও সুযোগ উম্মুক্ত 
করে দিল। 

২. মুসলমানদের জন্য আল্লাহর ঘর যিয়ারত করার অধিকার মেনে নিয়ে কুরাইশরা যেন আপনা-আপনি একথাও 
স্বীকার করে নিল যে 'ইসলাম' ধর্ম বহিভূর্ত ব্যবস্থা নয়- আজ পর্যন্ত তারা যদিও এ কথাই মনে করে এসেছে- 
বরং তা আরবে অবস্থিত ও বিরাজিত ধর্মসমূহের মধ্যেই একটা এবং অন্যান্য আরবদের ন্যায় হজ্জ ও উমরার 
অনুষ্ঠানাদি পালন করার অধিকার ইসলাম ধর্মাবলম্বীদেরও রয়েছে। কুরাইশদের এ যাবৎ কালীন মিথ্যা প্রচারণার 
ফলে আরববাসীদের দিলে ইসলামের বিরুদ্ধে যে ঘৃণা ও বিদ্বেষ জেগে উঠেছিল, এই সন্ধি চুক্তির ফলে তা-্রাসপ্রাপ্ত : 
হ'ল। 

৩. দশ বছরকাল যুদ্ধ বন্ধের চুক্তি হওয়ায় মুসলমানরা পূর্ণ নিরাপত্তা ও নিশ্চিন্ততা লাভ করলেন। এর ফলে তারা 
আরবের সর্বদিক ও সর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে ইসলাম প্রচার করার অবাধ সুযোগ পেলেন । হুদাইবিয়ার 
সঙ্ধিচুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বে দীর্ঘ ১৯ বছরে যত সংখ্যক লোক ইসলাম গ্রহণ করেছিলেন, এর পর মাত্র দুটো 
বছরেই তার অনেক বেশী সংখ্যক লোক ইসলাম কবুল করেছিলেন । হুদাইবিয়ার সন্ধিকালে নবী করীম (সঃ)-এর 
সংগী ছিলেন মাত্র ১৪শ' জন মুসলমান, আর এর মাত্র দু'বছর পরই কুরাইশদের চুক্তি ভংগের ফলে নবী করীম 
(সঃ) যখন মক্কার উপর চড়াও হলেন, তখন দশ হাজার লোক তার বাহিনীর অন্তর্ভুক্ত ছিলেন- প্রকৃত পক্ষে এ 
হুদাইবিয়ার সন্ধিরই ফলশ্রুতি ছিল। 

8. কুরাইশদের পক্ষহতে যুদ্ধ বন্ধ হওয়ার পর নবী করীম (সঃ) ইসলাম-অধিকৃত ও প্রভাবাধীন অঞ্চলে ইসলামী 
রাষ্ট্রকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার এবং ইসলামী আইন-বিধান জারী করে মুসলিম সমাজকে একটা পূর্ণাংগ সভ্যতা 
ও সংস্কৃতির মর্যাদায় উন্নতি করার অবাধ সুযোগ পেয়েছিলেন। বস্তুতঃ এ ছিল আল্লাহতা'আলার দেয়া একটা অতি 
বড় নিয়ামত ৷ সূরা আল-মায়েদার তৃতীয় আয়াতে এ নিয়ামত সম্পর্কেই আল্লাহতা'আলা এরশাদ করেছেনঃ 'আজ 
আমি তোমাদের দ্বীনকে তোমাদের জন্য পরিপূর্ণ করিয়া দিলাম । আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করিয়া 
দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে কবুল করিয়া লইলাম' । (ব্যাখ্যার জন্য তফহীমুল 
কুরআনের সূরা মায়েদা তফসীরের ভূমিকা ও ১৫ নম্বর টীকা দ্রষ্টব্য)। 

৫.কুরাইশদের সাথে সন্ধি হয়ে যাওয়ায় মদীনার ইসলামী রাষ্ট্র দক্ষিণ দিক হতে সম্পূর্ণ নিশ্চিন্ততা লাভ করলো। 
এতে বড় একটা ফায়দা এ হল যে, মুসলমানগন উত্তর আরব ও মধ্য আরবের সমস্ত বিরোধী গোত্রগুলোকে অতি 
সহজেই অধীন করে নিতে পারলো । হুদাইবিয়ার সন্ধি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মাত্র তিনটে মাসই অতিবাহিত 
হয়েছিল, এর মধ্যেই ইহুদীদের শক্তি কেন্দ্র খায়বর জয় হয়ে গেল। অতঃপর ফাদাক, ওয়াদিউল-কুরা, তাইমা ও 
তাবুকের ইহুদী জন-বসতিসমূহ ইসলামের অধীন হয়ে গেল। এ ছাড়া মধ্য আরবের যে সব গোত্র ইহুদী ও 
কুরাইশদের সাথে জোটবন্দী ছিল, তারা একটা একটা করে মুসলমানদের অধীনতা পাশে বন্ধী হয়ে গেল। এ 


৫4425555০১৯ 


শা টি শশী 


DTA 


2: 
তি 


ক 0 225252552525752525225255252525-55272 


০১৬ 


হত 


DTP 


KT ARATE TET ETS PES SST RTL TATTLE ARTE SEO SATTALITES SSS 


Sa 


SV 


তার পত্যরপণের দাবী জানালে, নবী করীম বে হতে পালিয়ে বের হয়ে মদীনায় উপস্থিত হ'ল। কুরাইশরা 
দিলেন যাদেরকে তাকে গ্রেফ' (সঃ) সন্ধি চুক্তির শর্তানুযায়ী তাঁকে সে লোকদের হাতে সোপর্দ করে 
৪5 ঘেফতার করার উদ্দেশ্যে মন্কাহতে পাঠান হয়েছিল। কিন্তু মক্কা যাওয়ার পথে তিনি 
ঠা ত আবার ছাড়া পেয়ে বের হয়ে গেলেন এবং লোহিত সাগরের বেলাভূমিতে গিয়ে অবস্থান শুরু 
করলেন, যেখান হতে কুরাইশদের ব্যবসায়ী কাফেলা যাতায়াত করতো। অতঃপর যে মুসলমানই কুরাইশদের 
কয়েদ হতে মুক্তি পেয়ে বের হওয়ার সুযোগ পেতেন, তিনিই মদীনা যাওয়ার পরিবর্তে আবু বসীরের অবস্থান 
স্থানে পৌছে যেতেন। এভাবে একজন একজন করে ক্রমশঃ ৭০জন মুসলমান এ স্থানে একত্রিত হয়ে গেলেন। 
তারা কুরাইশদের কাফেলার উপর আকম্মিক আক্রমণ চালিয়ে তাদেরক চরমভাবে বিপর্যস্ত ও জর্জরিত করে দিতে 
লাগলেন । শেষ পর্যন্ত কুরাইশরা নিজেরাই নবী করীম (সঃ)-এর নিকট এই লোকদেরকে মদীনায় ডেকে নেবার 
জন্যে আবেদন জানাল । এর ফলে হুদাইবিয়ার সন্ধির সে শর্তটা স্বতঃই প্রত্যান্ৃত হয়ে গেল। এ এঁতিহাসিক 
পটভূমি সন্মুখে রেখেই সূরাটা পাঠ করা আবশ্যক ৷ তা হলেই এর নিগৃঢ় তত্ব মথার্থভাবে অনুধাবণ করা সম্ভব 
Ns 


৷ হুবে। 


খু বপন এ এ ৫৩ এআ এ ও ০ ২০৫ির্ি্টিিতিরস া্শতশ 07 


৩০৫৩০৩৩০৩৩৩ 


YEH ot CE nt ECE md > 


aa 


CAAA ECCS 


১১৯৯০৯১৯১৯৯ 
2. পর 2/2 2723 


৩৪০৩৬ Rl (৩৯) 


তা ০৯৯০) ale) 


অতীবমেহেরবান অশেষদয়াবান আল্লাহর নামে (শুরুকরছি) 


5255252১525 


(UL পাত পি তি 5 ৮ 

৩ হি ol রে (৫৩ রা (৫52 
> ৮ তিল এ) 

বিজয় 


আল্লাহ তোমাকে মাফকরেন যেন সুস্পষ্ট 


১। হে নবী! আমরা তোমাকে সুস্পষ্ট বিজয় দান করেছি১। 

২। যেন আল্লাহ তোমার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দেন২, এবং তোমার উপর তার নিয়ামত দান 
সম্পূর্ণ করেন এবং তোমাকে সঠিক সরল পথ দেখানও। 

৩। আর তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন। 


১। হোদাইবিয়ার সন্ধির পর বিজয়ের এ সুসংবাদ শোনানো হলে লোকে বিশ্বয়াবিষ্ট হয়েছিল যে- 'এই সন্ধিকে কেমন করে বিজয় বলা 
যেতে পারে; কাফেররা আমাদের দ্বারা যে শর্তগুলি মানাতে চাচ্ছিল এর মাধ্যমে আমর! তার সব কটি বাহ্যতঃ মেনে নিয়েছি' । কিন্তু 
অল্পকাল পরেই বুঝতে পারা গেল যে- এ সন্ধি প্রকৃত পক্ষে ছিল এক বিরাট বিজয়! 
২। যে অবস্থা ও পরিস্থিতিতে এ বাকা এরশাদ হয়েছিল তা লক্ষ্যে রাখলে পরিক্ষার রূপে বোঝা যায় যে_ এখানে যে ক্রটি-বিচ্যুতি ক্ষমা 
করার উল্লেখ করা হয়েছে সেগুলি হচ্ছে রসূলে করীমের (সঃ) নেতৃত্বে বিগত ১৯ বৎসর যাবৎ মুসলমানরা ইসলামের সফলতা ও 
' বিজয়ের যে চেষ্টা-সাধনা করে আসছে তার মধ্যে যে ক্রটি-বিচ্যুতি রয়ে গিয়েছিল । এ কযি-খামিগুলি কোন মানুষের গোচরে নেই, বরং 
মানুষের জ্ঞান বুদ্ধিতো এই চেষ্টা-সংগ্রামে কোন ক্রটির সন্ধান পেতে সম্পূর্ণরূপেই অক্ষম । কিন্তু আল্লাহতা"আলার দৃষ্টিতে পূর্ণতার যে 
উচ্চতর মানদণ্ড আছে তার বিচারে এর মধ্যে এমন কিছু ক্রটি-বিচ্যুতি ছিল যার জন্যে এত সত্তর মুসলমানদের পক্ষে আরবের 
মোশরেকদের উপর চরম বিজয় সম্ভব হতে পারতো না। আল্লাহতা'আলার এরশাদের অর্থ হচ্ছে- এই ক্রটি-বিচ্যুতিসহ যদি তোমরা 
চেষ্টা-সংগ্রাম করতে থাকতে, আরবকে তোমাদের আধিপত্যের অধীনে আনতে এখনও এক দীর্ঘকালের প্রয়োজন হতো; কিন্তু আমি 
তোমাদের সেই সমস্ত দুর্বলতা ও দোষ-ক্রটি উপেক্ষা ও ক্ষমা করে নিছক নিজের অনুগ্রহ দ্বারা তার পূর্ণতা সাধন করে দিয়েছি এবং 
হোদাইবিয়ায় তোমাদের জন্য সেই বিজয় ও গৌরবের দরওয়াজা উন্মুক্ত করে দিয়েছি যা সাধারণ রীতিতে তোমাদের নিজেদের প্রচেষ্টায় 
সম্ভব হতো না। 
৩। এখানে রসূলুল্লাহকে (সঃ) সোজা রাস্তা দেখানোর অর্থ তাকে বিজয় ও সফলতার পথ দেখানো । 


শি ৬2522৩42852 


ৃ 
| 
! 


পে 


নর ৩৫১২৪০৫০১০১ 


পুটকি 


ছু 


সূরা আল-ফাত্হ.৪৮ ৬১ পারা২৬ 
রি ৯৯১১৮৩৯৯১০১ 


১ 


(আল্লাহ) 
৬ ANNES M22 4% %(৮ 5 বব রি 292 
| 2৮ 5 ৯৪১৪) শি 502) 13250, ei 
আল্লাহরই এবং ঈমানের সাথে ছি তারাবৃদ্ধিকরে যেন মুমিনদের 


তাদের 
£ ০ (৮ খে I ৫ - 22 + 
Ls AD ৩6 25০8৯ ol 2 


/ পে ১৬ 2 ৮.1 221. 75 
2 ৬৫৪ ০:১১ ১৪ GES ৩ 


এবং তার মধ্যে তারা চিরস্থায়ী ঝর্ণাধারা সমূহ (যার) 
হবে পাদদেশে 


8 । সেই আল্লাহই মুমিনদের অন্তর সমূহে প্রশান্তি নাজিল করেছেনঃ, যেন তাদের ঈমানের সাথে তারা আরো 
একটি ঈমান বৃদ্ধি করে নেয়। আকাশ ও পৃথিবীর সকল সৈন্য-সামন্ত আল্লাহর কুদরতের কব্জায় রয়েছে এবং 
তিনি সর্বজ্ঞ ও মহাবিজ্ঞানী । 

৫। (তিনি এ কাজ করেছেন এজন্যে) যেন মুমিন পুরুষ ও স্ত্রীদের চিরস্থায়ী বসবাসের উদ্দেশ্যে এমন সব জান্নাতে 
প্রবেশ করান যার নীচে বর্ণাধারা চিরপ্রবহমান হবে এবং তাদের দোষ-ক্রুটি সমূহ তাদের থেকে দূর করে দিবেন- 
আল্লাহর নিকট এটা বড় রকমের সাফল্য; 


৪ “সকিনাত" অর্থ- স্থিরতা, নিশ্চি্ততা ও হৃদয়ের প্রশান্তি । অর্থাৎ- হোদাইবিয়ার সন্ধির সময় যেরূপ উত্তেজনামূলক অবস্থাসমূহের 
উত্তব ঘটেছিল সে সবের মধ্যে মুসলমানদের ধৈর্য ধারণ করা ও রসূলুল্লাহ সেঃ)-এর নেতৃত্বের উপর পূর্ণ আস্থা রেখে সেই অবস্থার মধ্য 


দিয়ে নিরাপদে ভালভাবে নিষ্তান্ত হওয়া, মাত্র আল্লাহতা'আলারই অনুগ্রহের ফল ছিল। নচেৎ সে সময় সামান্য একটু ক্রুটি সমস্ত কাজ 
পন্ড ও বিনষ্ট করে দিতো। 


শত ত TO 


asf nad ad a ado md at 


শব্দ-৮/৯-_ 


স্পা পারা২৬ 


তু নি 


2০০০ নু 


ল-ফাতৃহ.৪৮ - I 
ক তত ০০ 
হত 


2724 220 rss 
2৮ 6) ০৩৮ E82 
তোমাকে আমরা প্রেরণ নিশ্চয় মহাজ্ঞানী মহাপরাক্রমশালী আল্লাহ হলেন এৰং 

করেছি আমরা ূ 
: ৬ 2242 কা রে 
27259 95115959169 10৮ 51৩৩৬ 


ৃ সর্তভককারী এবং সুসংবাদদাতা ও সাক্ষাদাতা 
তার রসূলের ও আল্লাহর উপর তোমরা যাতে রূপে হি 


৬. -এবং সেই সব মুনাফিক পুরুষ ও স্ত্রী এবং মুশরিক পুরুষ ও স্ত্রীগণকে শাস্তি দেবেন, যারা আল্লাহ সম্পর্কে 
খারাপ ধারণা পোষণ করে। দোষ ও খারাবীর আবর্তনে তারা নিজেরাই পড়ে গেছে। আল্লাহর গজব হয়েছে 
তাদের উপর এবং তিনি তাদের উপর অভিশাপ বর্ষণ করেছেন। আর তাদের জন্যে জাহান্নাম সু-সজ্জিত করে 
দিয়েছেন, যা অত্যন্ত বেশী খারাপ স্থান ৷ 

৭. আকাশ মন্ডল ও পৃথিবীর সৈন্য-সামন্ত আল্লাহরই কুদরতের কবৃজার মধ্যে রয়েছে এবং তিনি মহা পরাক্রমশালী 
ও মহাজ্ঞানী । 


৮. হে নবী! আমরা তোমাকে সাক্ষ্যদাতা৫, সুসংবাদদাতা ও সাবধানকারী বানিয়ে পাঠিয়েছি । 


৩ 


৯. যেন, হে লোকেরা। তোমরা আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান আন 


৷ শাহ্‌ অলিউল্লাহ সাহেব “শাহেদ'-এর অনুবাদ করেছেন- “সত্যের প্রকাশকারী' অর্থাৎ সত্যের সাক্ষ্যদাতা 


৩৩5552555০৬ 


০৩22 
t 

৪৯ 
সে 


22 
A 
A 
| 


সূরা আল-ফাত্হ.৪৮ ৬ 


থু 


SSS a সত 


শস্পী িতিশটাঁ শশী শশা?) শীট 


সম্মানকর 
(22 3 Pa) ALLA (লি 2 ৫ 545 
০৯৬৩ oS) ১৯৩ ৩:৬১ 9] ods 5 
তার! বায়'আত তোমার কাছে বায়'আত যারা 

৯৮১ 8১, ১১ নিশ্চয় সন্ধায় ও 


৩7555 05 SALI YY 
পথিরুবাসীদের 


মধ্যহতে পিছনে থেকে যাওয়া তোমাকে 
লোকেরা 


এবং তাকে (অর্থাৎ রমূলকে) সমর্থন ও 
শক্তি দাও, তাকে সম্মান ও মর্যাদা দাও; আর সকাল ও সন্ধ্যা আল্লাহর তসবীহ করতে থাক। 
১০. হে নবী! যে সব লোক তোমার নিকট বায়'আত করতেছিল১ তারা আসলে আল্লাহর নিকট বায়'আত 
করতেছিল। তাদের হাতের উপর আল্লাহর হাত ছিল? ।এক্ষণে যারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তার প্রতিশ্রুতি 
ভঙ্গের কুফল তার নিজেরই সত্তার উপর পড়বে এবং যে সেই প্রতিশ্রুতি পূর্ণ করবে যা সে আল্লাহর সাথে করেছে, 
আল্লাহ খুব শীঘ্বই তাকে বড় শুভ প্রতিফল দান করবেন। 

ক্ুকুঃ২ 

১১. হে নবী! বন্দু আরবদের মধ্যে যাদেরকে পিছনে রেখে দেয়া হয়েছিল৮ এক্ষণে তারা এসে অবশ্যই তোমাকে 
বলবে 
৬। মক্কা মু'আয্যমাতে হযরত উসমানের (রাঃ) শহীদ হয়ে যাবার সংবাদ শুনে রসূলুল্লাহ (সঃ) সাহাবায়ে কেরামদের কাছ থেকে 
হোদাইবিয়াতে যে অংগীকার গ্রহণ করেছিলেন- এখানে তার প্রতি ইংগিত করা হয়েছে । এ অংগীকার এই সম্পর্কে লওয়া হয়েছিল যে- 
হযরত উসমানের (রাঃ) শাহাদতের ব্যাপার যদি সত্য প্রমাণিত হয় তবে মুসলমানেরা এখানে এবং এক্ষুনিই কুরাইশদের সাথে চরম 
বোঝাপড়া করে নেবে, তাতে যদি সকলেরই হত হ'তে হয় তাও স্বীকার ৷ 

৭। অর্থাৎ যে হাতে হাত রেখে সে সময় লোক অংগীকার করছিল তা ব্যক্তি হিসাবে রসূলের হাত ছিল না বরং আল্লাহ্‌র প্রতিনিধির হাত 
ছিল । এবং এই বয়'আত রসূলের (সঃ) মাধ্যমে প্রকৃতপক্ষে আল্লাহতা*আলারই সংগে করা হচ্ছিল। , 

৮। উমরার প্রস্তুতি শুরু করার সময় রসূলুল্লাহ (সঃ) সাথে চলার জন্য যাদের আহবান করেছিলেন এখানে মদীনার চতুঃপার্শ্স্থ সেইসব 
লোকদের কথা উল্লেখ করা হয়েছে । কিন্তু ঈমানের দাবী সত্তেও তারা মাত্র নিজেদের প্রাণের মায়ার খাতিরে ঘর থেকে বহির্গত হয়নি । 
তারা মনে করছিল- ঠিক এমন সময় উমরার জন্য কুরাইশদের গৃহে যাওয়ার অর্থ মরণের মুখেই নিজেদেরকে নিক্ষেপ করা। 
সত ৫৩৩৩62522 ৩৩ তত এত ৬525225252৩ 


সুরা আল-ফাত্হ.৪৮ ৬৪ 
[RE সস EE DEC ES ES 


তি পে ১১১৫ ৰ 2) AL DPA 252 2 
তাদের 'জিহবা দিয়ে তারাবলে আমাদের ক্ষমাপ্রার্থনা তাই আমাদের পরিবার ও 
(এমন কথা) জনো করুন পরিজন 


যা 


পা 32 3222 bd ০9৮ 2555 ত পা পাও লা 54৫ ৮ 856 ১৮ 
চাটি এ = ক ৬ সি ৪০৮৬ * 1৮ 
Lx ১ ০৮৯০) হন ভা ৩ ALE 9৪ 
মুমিনরা ও রসূল ফিরে আসতে কক্ষণনা যে তোমরা ধারণা বরং 

পারবে করেছিলে 


একটা তোমরা ধারণা এবং 
ধারণা করেছিলে 
‘আমাদেরকে আমাদের ধন-মাল ও সন্তান-সন্ততিদের চিন্তাই ব্যতিব্যস্ত করে রেখেছিল, আপনি আমাদের 

জন্যে মাগফিরাতের দোয়া করুন' এই লোকেরা নিজেদের মুখে সে সব কথা বলছে যা তাদের দিলে থাকে না। 

তাদেরকে বল! ঠিক আছে, এটাই যদি সত্য হয়ে থাকে, তাহলে তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালাকে কার্যকর 

হওয়া হতে বাধা দেবার সামান্য ক্ষমতাও কি কারো আছে, যদি তিনি তোমাদের কোন ক্ষতি করতে চান; কিন্বা 
চান কোন কল্যাণ দান করতে? তোমাদের কাজ-কর্ম সম্পর্কে তো আল্লাহই ভালভাবে অবহিত। 

১২. (কিন্তু আসল কথা তো তা নয় যা তোমরা বলছ) বরং তোমরা মনে করেছিলে যে, রসূল ও মুমিনগণ ' 
নিজেদের পরিবার পরিজনদের কাছে কখনই প্রত্যাবর্তন করতে পারবে না । এই খেয়ালটা তোমাদের দিলে খুবই 
ভাল লেগেছিল, এবং তোমরা খুবই খারাপ ধারণা মনে করেছ; আসলে তোমরা সাংঘাতিক খারাপ মন- 


১৩৬১০১5১১০০ 


৩1৭ 


৬৫. ঃ পারা২৬ 
পা ১৪৮১১১৪২৯৮2 ১৪০১০০১০১১ব 


রিড (4 229 হি রর e222 2 Id 
০ ৩৪ sD 5 WY 02% তা ৩০ ও 
আমরা প্রস্তুত নিশ্চয় সেক্ষেত্রে তার রসূলের ও আল্লাহর উপর ঈমানআনে নাই যে এবং 
করেরেখেছি আমরা (উপর) 


| রে টি এ 2 Z2 তা TE) 
০০১১ 5 CSTE 1৩ ০৬ 20 is 32৮০) 
লভোমন্ডলের রাজত্ব আল্লাহরই এবং জলন্ত কাকেরেরজনো 

আগ্মিকুন্ড 
ARS Lee AE ১৮ 


৪ 


ও 


22472 Ed ASAE LT 3১৮৮০ ক ZL টা 
গু শে é ® ৰি নিবি 5 ৬৬ 74 

bl 1১1 ৬ | উনি 2] © > | 

তোমরা চলবে যখন এপছেথেকে যাওয়ালোকেরা ৰলবে শীঘেই মেহেরবান ক্ষমাশীল 


২০৫০৫478৯৮৫ বিরাজ 
৯১৯০০ 6৮5 ৩৬০৬ 2 9) 
তোমাদেরকে অনুসরণ আমাদেরও যেতে তা গ্রহণ করতে 


যুদ্ধলদ্ধ সম্পদের দিকে 


৬১22" 


তারা চায় 
0 29১ 
দিল. আদ 


১৩. আল্লাহ ও তার রসূলের প্রতি যে সব লোক ঈমানদার নয় এমন কাফেরদের জন্যে আমরা দাউ দাউ করে জ্বলা 
অগ্নিকুন্ডলি প্রস্তুত করে রেখেছি। | 

১৪. আকাশ মন্ডল ও পৃথিবীর বাদশাহী, প্রভুত্ব ও প্রশাসন ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ। তিনি যাকে ইচ্ছা 
ক্ষমা করে দেন আর যাকে ইচ্ছা শান্তি দান করেন; এবং তিনি ক্ষমাশীল ও করুণাময় । 

১৫. তোমরা যখন গণীমতের মাল লাভ করার জন্যে যেতে থাকবে তখন এই পিছে রেখে যাওয়া লোকেরা 
তোমাদেরকে অবশ্যই বলবে আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও৯। এরা আল্লাহর ফরমান পরিবর্তন করে 
দিতে চায়। এদেরকে স্পষ্ট ভাষায় বলে দাওঃ 'তোমরা কখনই আমাদের সঙ্গে যেতে পারন!, আল্লাহ তো পূর্বেই 


রি 54 ৬ 5 পা 
SSS ৩ ০১ ১৪০) KH তুর BH GL 
তাদেরকে 


৯ । অর্থাৎ সত্তবুর এমন সময় আসবে যখন এইসব লোকই যারা আজ বিপদ-সংকুল অভিযানে তোমার সংগে যেতে কুষ্ঠিত হচ্ছে, তারা 
তোমাকে এমন এক অভিযানে যাত্রা করতে দেখবে যার মধ্যে অনায়াসলন্ধ জয় ও বহু যুদ্ধ-লন্ধ সামখ্রী লাভের সন্তাবনা আছে বলে তারা 
ধারণা করবে; আর সে সময় তারা নিজেরাই ছুটে ছুটে তোমার কাছে আসবে ও বলবে- “আমাদেরও সাথে নিয়ে চলো” । 


শীলা 


Seed 2222222 ১০১১১০০০০১০ 


by SE চং 
নি DRE তত রী 5হি 5 তিতা INL a. LA AR A 
A ৩৮৪2০ ৯) 1৯6 ০৯ ৮৬১৩০ ০ Ere teed A 
A তারাবুঝে না তারাহল আসলে আমাদেরকে তোমরা বরং তারাবলবে অতঃপর [4] 
A (এমন লোক যে) হিংসাকরছ অবশ্যই A 
Dn GALI O22 রী 2 ৫. 17 
(৫৫ 22 AIL Ad CD ৰথ Ao খা ১ 
A Gx ০১৯৯ 2 ৬৪৯০৩ 0288 রা 
A তোমাদের ডাকাহবে মকুবাসীদের মধ্যহতে [পছেথেকেযাওয়া বল ৰ 
শীদ্রই (যুদ্ধ করতে) কেনের 
! > ? 2 তি A 
2 24 27৫ 20৫2 রে LA 2 
0,62৮ HAE ৯৮6 ও ৭ 58৮ 
€ প্রবল শক্তি সম্পন্ন এক দিকে ন্‌ 
$ তারা আত্মসমর্পন কিম্বা তাদেরসাথে তোমাদের অতি A 
E) তর %€ পাত হু G2 2 2% | 2 ডি A 
Y (৩, 2 ডি. 1৯841 রড রে ৯) ১১ Ah 
J যদি আর উত্তম পুরষ্কার আল্লাহ তোমাদেরকে তোমরা আনুগত্য যদি অতঃপর A 
} A 
JE EAE AEA 8০০ 2০85444 তি 1৮425 f) 
ভা ০৬৯ ০৩৪ ৩ ০৩৯ ৬ 1৯৯ pl 
A " পান্তি তোমাদের পান্তিদেবেন ইতিপূর্বে ত্য ভিড যে A 
nl 9 তে ৩ 2214 A 
RR PETE A AL চিপ 2372 A £ fl 
৮2৭ & 5 7৯ oN ৩৬ us 9৩ A 
A ৫ পুর. জন্যে না আর কোনঅপরাধ  অঙ্জের জন্যে নাই যন্নাদায়ক [4২ 
? | (জিহাদে না পেল) ১ ৪২ 4৮ 4 টনি A 
রণ রা 3 G রর 
128 ৩ 5 ৮৫০ Rg Oe ৩ lh 
Y আল্লাহর আনুগতাকরে যে এবং কোনঅপরাধ রোগীর জন্যে না এবং রা ন্‌ 
৫2; 5H 
yl এরা'বলবেঃ “না, তোমরাই বরং আমাদের প্রতি হিংসা পোষণ কর'। (অথচ এটা কোন | তার রসূলের ও | 


(০৫ 


(৫০ 


এ 


হিংসার কথা নয়) আসলে এরা সঠিক কথা খুব কমই বুঝে । 


১৬. এই পিছে রেখে যাওয়া বদ্দু আরবদেরকে বলে দাওঃ 'খুব শীঘ্রই তোমাদেরকে এমন সব লোকের সাথে লড়াই 
করার জন্যে ডাকা হবে যারা বড়ই শক্তিসম্পন্ন । তোমাদেরকে তাদের সাথে যুদ্ধ করতে হবে; কিংবা তারা অনুগত 


ৃ 


হয়ে যাবে। সে সময় তোমরা যদি জিহাদের নির্দেশ পালন কর, তাহলে আল্লাহতা'আলা তোমাদেরকে উত্তম ly 
Y সওয়াব দিবেন । আর তোমরা যদি তেমনই পিছনে হটে যাও যেমন পূর্বে পিছনে ফিরে গিয়েছিলে, তাহলে আল্লাহ Y 
Y 


3° 
২০৫৬৬০১০৬২৩ অহ সস সস AY 


সূরা আল-ফাত্হ.৪৮ ৬৭ পারা২৬ 


DCC Em rn TS 


সত 


তু CCAR CSCC an 22 TS 72 
Ae LOLA ANAT ACC CE Le LSA ৯৯১ > 


(সস 


লিলি 


রে 22.4 2 পে ৮ (424224 ক ৮১, ? 
১ 195 2) ৩6 2 ৮5৬৫ 5 


৯ ot এ 
মহাবিজ্ঞ পরাক্রমশালী আল্লাহ হলেন এবং তা তারা গ্রহণ করবে 


আল্লাহ তাকে সে সব জান্নাতে প্রবেশ করাবেন যে সবের নিশ্নদেশে ঝর্ণা সমূহ 
প্রবহমান হয়ে থাকবে; আর যে লোক মুখ ফিরিয়ে থাকবে তাকে অত্যন্ত মর্মান্তিক আযাৰ দিবেন। 


রুকুঃ৩ 

১৮. আন্পাহতা'আলা মু'মিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, যখন তারা গাছের তলায় তোমার নিকট বায়'আত 
করতেছিল। তাদের দিলের অবস্থা তার জানা ছিল । এ জন্যে তিনি তাদের প্রতি প্রশান্তি নাযিল করলেন১০। 
পুরস্কার দান হিসেবে তাদেরকে তিনি নিকটবর্তী বিজয় দান করলেন। 

১৯. এতদ্যাতীত আরও বহু গণীমতের সামগ্রী তাদেরকে দিলেন, যা তারা (শীঘ্রই) অর্জন করবে১১। আল্লাহ 
মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞানী | | 

১০1 এখানে 'সকিনাত' অর্থ- অন্তরের সেই অবস্থা যার ভিত্তিতে একজন মানুষ কোন মহান উদ্দেশ্যের জন্য- নিরদ্ধিগ্র ও স্থিরচিন্তে 
হৃদয়ের পূর্ণ প্রসন্্তা ও প্রশান্তিসহ নিজেকে বিপদের মধ্যে নিক্ষেপ করে; এবং কোন ভয় ও চিত্তচাঞ্চল্য ছাড়াই এ চরম সিদ্ধান্ত গ্রহণ 
করে যে- যে কোন অবস্থায় এ কাজ সম্পন্ন করতেই হবে, তাতে ফল যাই হোক না কেন। 

১১। এখানে খয়বর বিজয় ও তার যৃদ্ধলন্ধ সামগ্রী সম্পর্কে উল্লেখ করা হয়েছে। 


২০০০০০০০০০০০০ নস সস সস সস 


CATAL 


৮ 


সূরা আল-ফাত্হ.৪৮ ৬৮ পারা২৬ 
৩222252525৯ 


) এগার পর পর পার 
A ভিত ৫০ পাশে ত ৮) be 
০১৯২ ৬৩৬০৯ ৮১১ ~~ All ৬৬৪. 


রঃ ত্বরিংভাবে এখন তা তোমরা গ্রহণকরবে বিপুল যুদ্ধলন্ধ সম্পদ আল্লাহ্‌ তোমাদের ওয়াদা 
দিলেন পরিমানে সমূহের দিয়েছেন 
AIC 4 atid 4৫ ৫ * 1 পরতে 


০১৯১৬, ১ ₹ (৮১৮ (১) ৮৬৩৩ HS IS ~~ 


এটাই হয়যেন এবং তোমাদের থেকে লোকদের হাতগুলোকে বিরত এবং এটা তোনাদের 
জন্যে 


£€ ১০১৫ 22 (16 রগ 2/ A রি শি রর 
৩:০১ Vrs 2432 ১ ১০৮৮৩ 
সরল সঠিক পথে তোমাদের পরিচালনা ও 

করেল 


A 24 ANAL 24% 7৮255 24 ন 122 
৮৪ awl ৮৩ ৬৩ (5 5১৬ ৮১৭ ও 
তা আল্লাহ পরিবেষ্টন করে নিশ্চয়. তারউপর তোমারা সক্ষম হও নাই অন্যটি এবং 
রেখেছেন 


ৃ 


ৃ 


HE )- ৬ 2) 56 » 
তোমাদের সাথে যদি এবং ক্ষমতাবান কিছুরই সব উপর আল্লাহ্‌ হলেন এবং 
2০ পলা পাঠ চুপ 3147 A324 
55১9 1৮5 1৮ ৩০১) 

পৃষ্ঠ যারা 


সমূহকে ফিরাত অবশ্যই কুফরীকরেছে 
তারা 


২০, আল্লাহ তোমাদেরকে বিপুল সংখ্যক গণীমতের সম্পদ দান করার ওয়াদা করছেন যা তোমরা অবশ্যই লাভ 
করবে১২। তৃরিতভাবে তো এই বিজয় তিনি তোমাদেরকে দিলেনই’* আর লোকদের হাত তোমাদের বিরুদ্ধে 
উত্তোলিত হওয়া হতে বিরত রাখলেন২8 যেন এটা মুমিনদের জন্যে একটি নিদর্শন হয়ে উঠতে পারে, আর 
আল্লাহ সহজ সঠিক নিভুল ঝজু পথৈর হেদায়াত দান করেন। 

২১. এছাড়া আরো অনেক গণীমত দেওয়ারও তিনি তোমাদের নিকট ওয়াদা করছেন যা অর্জন করতে তোমরা 


এখন পর্যন্ত সক্ষম হওনি। আর আল্লাহ তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন১৫। আল্লাহ তো সব কিছুর উপরই 
শক্তিমান । ৷ / 
২২. এ কাফেররা যদি এ সময়ই তোমাদের সাথে লড়াই শুরু করে দিত তাহলে নিশ্চিতই পৃষ্টপ্রদর্শন করত 
১২। খয়বরের পর অন্যান্য যে সমস্ত বিজয় মুসলমানরা ক্রমাগত লাভ করতে থাকে এখানে সেই সবকে বুঝানো হয়েছে। 
১৩। এখানে হোদাইবিয়ার সন্ধিকে বোঝানো হয়েছে, সূরার সুচনায় যাকে সুস্পষ্ট বিজয় বলে অভিহিত করা হয়েছে। 

১১১৯৭ 


2522 22525252555 


১৪ । অর্থাৎ হোদাইবিয়াতে তোমাদের সাথে সংগ্রাম করার মত সাহস তিনি কুরাইশ কাফেরদেরকে দেননি যদিও সমস্ত বাহ্য অবস্থার 
দিক দিয়ে তারা অনেক বেশী উত্তম পজিশানে ছিল এবং সামরিক দিক থেকে তোমাদের পাল্লা তাদের তুলনায় খুবই দুর্বল দেখাচ্ছিল । 
১৫। খুব সম্ভব এখানে মন্ধা বিজয়ের প্রতি ইশারা করা হয়েছে। অর্থাৎ এখন তো মক্কা তোমাদের অধীনস্থ হয়নি কিন্তু আল্লাহ্‌ তাকে 
নিজ বেষ্টনীতে নিয়েছেন এবং হোদাইবিয়ার এই জয়ের ফলস্বরূপ মক্কাও তোমাদের আয়ত্তের মধ্যে এসে যাবে । 


সু SS 


& 


০ 


২৩৯১১৯৯৫০০০ CCC PAT TD DTT DN DDD 


সূরা আল-ফাতৃহ.৪৮ 


৬৯ পারা২৬ 
eee See SS 
{| 
h 


Pann 


2 2dr BAL ১ 54 / ০ 4৫ 
+ 2 + খে 2 ৰ WA তার A 
৪৩ ৮১৮ of ৬92 


তাদের উপর তোমাদের বিজয় ঘে এরপরেও নত 


তা প্রি পা ৩৫৮৫ 54 ৮ ৫ 
A Rolie ওঠ ৩৩৪2 IH; 


ST A 8 DDD DD AC DT 22) 


যারা তিনিই খুবদেখছেন তোমরাকাজকর এসো আল্লাহ হলেন এবং 
পর্ণ EY Ld ৫৫৫ ES ৫৫৫ 
21 কে) (৩৮ ৮১৩০০ এ 195 
হারাম ll হতে বাধা ও কুফরী 


দিয়েছে করেছে 


এবং তারা কোন পৃষ্ঠপোষক ও সাহায্যকারী পেতনা। 
২৩. এটা আল্লাহর স্থায়ী রীতি, এটা পূর্ব হতেই চনে আসছে। আর তোমরা আব্বাহর সুন্নাতে কোন রকম 
পরিবর্তন পাবে না। | 


২৪. তিনিই তো মক্কার উপত্যকায় তাদের হাত তোমাদের হতে এবং তোমাদের হাত তাদের হতে বিরত 
রেখেছিলেন। অথচ তিনি তাদের উপর তোমাদেরকে আধিপত্য ও বিজয় দান করেছিলেন। আর তোমরা যা কিছু 
করতেছিলে, আল্লাহ তা দেখতেছিলেন। 

২৫. এরাই তো সেই লোক যারা কুফরী করেছে ও তোমাদেরকে মসজিদে হারাম পর্যন্ত পোছাতে দেয়নি 


পেত 


রে CAL ALS 


১ 
নি 


৩২০০৬০০৩০০০ 


তি 


সপ 


৫৫৫৫৩ DAD 


শব্দ-৮/১০-- 


সূরা আল-ফাত্হ.৪৮ ৭০ ৃ পারা২৬ 
৩৩৩: 


০৩৬০৭ 


হক হহতু NANTES TSTMS 


এবংকোরবানীর উটগুলোকেও কোরবানীর স্থানে পৌছাতে বাধা দিয়েছে। (মক্কায়) যদি এমন মু'মিন পুরুষ ও স্ত্রীলোক 

বর্তমান না থাকত যাদেরকে তোমরা জাননা এবং এ আশংকা না থাকত যে, অজ্ঞতাবশতঃই তোমরা তাদেরকে 
পর্যুদস্ত করে দেবে ও তার ফলে তোমাদের উপর কলংক আসবে (তাহলে যুদ্ধ বিরত রাখা হত না; এটা বিশ্ত 
রাখা হয়েছে এজন্যে) যেন আল্লাহ তীর রহমতে যাকে ইচ্ছে শামিল করে নিতে পারেন। সেই মু'মিনরা যদি পৃথক 
হত তাহলে মক্কাবাসীদের মধ্যে) যারা কাফের ছিল তাদেরকে আমরা অবশ্যই কঠিন শাস্তি দিতাম১৬। 


২২৩ 


১৬। এই মোসলেহাতের কারণেই আল্লাহতা'আলা হোদাইবিয়ার যুদ্ধ সংঘটিত হতে দেননি । মক্কা শরীফে সে সময় এমন অনেক 
মুসলমান স্ত্রী-পুরুষ বর্তমান ছিলেন যারা নিজেদের ঈমান গুপ্ত রেখেছিলেন অথবা যাদের ঈমান প্রকাশ্যে জানা থাকলেও তারা নিজেদের 
উপায়হীব্নডার কারণে হিজরত করতে সক্ষম ছিলেন না,এবং এর ফলে যুলম অত্যাচারের শিকারে পরিণত হচ্ছিলেন। এই অবস্থায় যদি 
যুদ্ধ ঘটাতো এবং মুসলমানেরা কাফেরদেরকে পিষ্ট করে পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতেন তবে, কাফেরদের সাথে সাথে 
যুসলমানেরাও অনবধানরশতঃ মুসলমানদের হাতে নিহত হতো। এই মোসলেহাতের আর একটি দিক হচ্ছে- আল্লাহতা'আলা এক 
রক্তক্ষয়ী যুদ্ধে কুরাইশদের পরাজিত করে মক্কা জয় করতে ইচ্ছা করেন নি,বরং তার লক্ষ্য ছিল দু'বতসরের মধ্যে প্রত্যেক দিক থেকে 
বেষ্টিত করে তাদেরকে এমন ভাবে নিরুপায় করে দেওয়া যেন তারা কোন প্রতিরোধ ছাড়াই পরাজিত হয় এবং এক একটি সমগ্র গোত্র 
ইসলাম গ্রহণ করে যেন আল্লাহর রহমতের মধ্যে দাখিল হতে পারে । মক্কা বিজয়ে সেরূপই ঘটেছিল । 


০০০৩০০০০১০০ পপ ০১১৮ DDD 


J 


হে ৫৩৬ 


সুরা আল-ফাত্হ.৪৮ ৭১ পারা২৬ ' 


RASS EEE ESE ESE SESS SESE 

| ৫ Ga ALD টা BLL ৯56. পাপ 2 

ৃ > >| 32৮১১ €) 1১. wl ০১৩৯ ১, 
অহমিকা অহমিকা তাদের অন্তরগুলোর মধ্যে কুফরী করেছিল যারা রেখেছিল যখন 


229 ৩ 14 ৫ পর্ণ 2 পর টি পা পাও, 3১ 

dro Ge 296৭200502৮ 
তাররসূলের উপর তার প্রশান্তি আল্লাহ ১৯ তখন অজ্ঞতার 
শে 2 VA ্ টি ৮ / 2292 

56 3 (221. 4K 222 722 
৮6 2 (5৮20 2৮6 ৮৪০১ 5. ৩১৫2০ 35 
তারাছিল এবং তাকওয়ার (কথায়) তাদেরকে সুদৃঢ় এবং মুমিনদের উপর ও 


করেদিলেন 
€ ৮56 5 পু ৬ টা পর্ণ ৫ রি পা ৩০ রা A প্রি 
৩৫৬ 5০ ০ Al OF 553 | ৫5> 


খুবজ্ঞাত সবকিছু সম্পর্কে আল্লাহ হলেন এবং তার উপযুক্ত ও এর অধিকযোগা 


DAD TAP 


এসএ 


[172 244 ৬৮ 2 ৮১1 22879 21755 

হা ৬ Gl ০০৯৭) ০০০ ৬৬৬৩০ ৬৬৫) 

তোমরাপ্রবেশ অবশ্যই সর্ঠিকভার্বে স্বপ্ুকে তীর রসূলের আল্লাহ সত্করে নিশ্চয় 
ঢা দেখিয়েছেন 


রর রি চে 2 AA 2 272 
৩21 A FS ৬) Al Ig) 
নিরাপদে আল্লাহ ইচ্ছেকরেন যদি হারামে মসজিদে 


২৬. (এ কারণেই) এ কাফেররা যখন নিজেদের মনে বর্বরতামূলক আত্ম-গর্ব ও বিদ্বেষ বসিয়ে নিল তখন আল্লাহ 
তার রসূল ও মুমিনদের প্রতি পরম প্রশান্তি নাযিল করলেন১৭; এবং মু'মিনদেরকে তাকওয়ার নীতির অনুসারী 
করে রাখলেন, এবং তারাই এর অধিক উপযুক্ত ও অধিকার-সম্পন্ন ছিল। আল্লাহ তো সব বিষয়ে জ্ঞানবান। 
ক্কুঃ৪ . 

২৭। বস্তুতঃ আল্লাহতা'আলা তার রসূলকে সঠিক স্বপ্ন দেখিয়েছিলেন যা পুরাপুরিভাবে সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ 
ছিল১৮। আল্লাহ চাইলে তোমরা অবশ্যই মসজিদে হারামে পূর্ণমাত্রায় শান্তি-নিরাপত্তাসহ প্রবেশ করবে, 


১৭। এখানে ‘সকিনাত'- এর অর্থ ধৈর্য ও শোভন গান্ঠীর্য, যার সাহায্যে রসূলুল্লাহ (সঃ) ও মুসলমানগণ কাফেরদের জাহেলানা 
দুঃসাহসের মুকাবিলা করেছিলেন। তীরা তাদের এই স্পষ্ট বাড়াবাড়িতে উত্তেজনাবশতঃ আত্মসংঘম হারিয়ে ফেলেননি এবং তাদের জবাবে 
এমন কোন কিছু করেননি যার দ্বারা সত্যের সীমালংঘন ঘটে বা যা ন্যায়-পরতার খেলাফ হয়, অথবা যার ফলে ব্যাপার সুভাবে সমাধা 
হওয়ার পরিবর্তে অধিকতর্ন বিগড়ে যায়। | 

১৮) এ সেই প্রশ্ের উত্তর যে প্রশ্ন মুসলমানদের অস্তরে বারবার খটকাচ্ছিল। তারা বলছিল- রসূলুল্লাহ (সঃ) স্বপ্নে দেখেছেন, তিনি 
মসজিদে হারামের মধ্যে প্রবেশ করেছেন এবং বয়তুন্লাহের তওয়াফ করেছেন। কিন্তু এ কেমন হলো? আমরা উমরা সম্পন্ন না করেই 
ফিরে চলেছি? 

১৯। পরবর্তী বসর যিলকদ মাসে এ প্রতিশ্রুতি পূর্ণ হয়েছিল । ইতিহাসে এ উমরা “উমরাতুল কাদা” নামে বিখ্যাত । 

৩৫৫৫4৩5555৮ 


৫৩৩3৩ ৩35355255575252525752525 সস 


ভি 


০ 


৩৩৩৩5৩৩৩255 24535555555 


-ফাত্হ.৪৮ ৭২ 3 পারা২৬ 
০০০০৩৩৫০৩১১ Ce nea DD DTD DDT TDD TP 


হের? রতি 


রা রত রা ডি 272 ৯৬ 
এ ০১৯ ১92 ১) (০৮52৭ ১ 555) ৬৫৪৯০ 
যা 


র্‌ না (কেউকেউ) ও তোমাদের মাথ৷ (কেউ কেউ) 
তিনি বস্তুতঃ . তোমরা ভয়পাবে ছল 5 


জানেন হয়ে 
5 
টিভি £ 2৫ At 29 2 AAA 22424 
9৩৪১5 ০০ ৩১১৬৯১ ৮2 x Ns 
< সেটা ' “ ছাড়া ভিনি তাই তোমরাজান না 
নিকটবর্তী একটি দলক 


২৩55555255৮ 


lant afm amfs 


১৫7 ১৪ তা ts তির ভি হৰ ০৫ $ 

1 ৬০৬ ই 2 

ও AL ৬ 5১ জুট ৫ 8 
ad অতন শে ন 


সাক্ষ্যদাতা আল্লাহই এবিষয়ে যথেষ্ট এবং উপর তা বিজয়ী করার 


০৮৯৯১ 


হিসেবে : সব জন্যে 

পে অরে ৮ 21272 
9৬৩ GF প৩৩ গর ৬৪5590010৮৮) ৬১০৯৮ 
কাফেরদের উপর তারা কঠোর রিল যারা এবং আল্লাহর রসূল মুহাম্মদ. 


নিজেদের মাথা-মুন্ডন করাবে ও চুল কাটাবে । আর তোমরা কোন ভয়ের সম্মুখীন হবে না। তিনি সে কথা জানতেন 
যা তোমরা জানতে না। এ কারণে সে স্বপ্ন পূর্ণ হবার পূর্বে তিনি এই নিকটবর্তী বিজয় তোমাদেরকে দান 
করেছেন। 

২৮. তিনি সেই আল্লাহ যিনি ভার রসূলকে হেদায়াত ও সত্যদ্বীন সহ পাঠিয়েছেন, যেন তাকে সমগ্র দ্বীনের উপর 
বিজয়ী করে দিতে পারেন । আর এ মহাসত্য সম্পর্কে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট২০। 


২৯. মুহাশ্মদ (সঃ) আল্লাহর রসূল । আর যে সব লোক তার সঙ্গে রয়েছে তারা কাফেরদের প্রতি শক্ত,কঠোর২১ 


পেজে 


. ২০। এখানে এ কথা. বলার কারণ হচ্ছে- হোদাইবিয়াতে যখন সন্ধির চুক্তি-পত্র লেখা হচ্ছিল তখন মক্কার কাফেররা হুযুরের সম্মানিত 
নামের সংগে 'রসূলুল্াহ' এই শব্দ লেখার প্রতি আপত্তি উথ্থাপন করেছিল এর উত্তরে বলা হয়েছে - রসূলের রসূল হওয়া এমন এক সত্য 
ব্যাপার কেউ তা মানুক বা না মানুক তাতে কোন পার্থক্য সৃষ্টি হয় না। যদি কিছু লোক এ বিষয়ে মানতে না চায়, তো না মানুক। এ 
বিষয়ের সত্য হওয়া সম্পর্কে মাত্র আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট! 


২১। আরবী ভাষায় বলা হয় Llc ১১১৬ yl -অমুক ব্যক্তি তার প্রতি কঠোর ৷ অর্থাৎ তাকে চাপ দিয়ে নত করা, 
বশে আনা ও নিজের উদ্দেশ্যের অনুকূল বানানো তার পক্ষে দুঃসাধ্য । সাহাবা কেরামদের কাফেরদের প্রতি কঠোর হওয়ার অর্থ হচ্ছে 
তারা মোমের পুতুল নন যে কাফেররা যেদিকে ইচ্ছা করবে সেই দিকে তাদের ফেরাবেন, তাঁরা কোমল তণ নয় যে কাফেররা অনায়াসে 
তাদের চর্ব্বন করে নেবে। কোন ভয় ডর ছারা তাদের দাবানো যাবে না; কোন প্রলোভন ও প্ররোচনা দ্বারা তাদের খরিদ করা যাবে না। 


যে মহান উদ্দেশ্য সাধনের জন্য তাঁরা জীবন-মরণ পণ করে হযরত মৃহাস্বদ (সঃ)-এর সংগে সহযোগিতা করার জন্য উদিত হয়েছেন ডা 
থেকে তাদের বিচ্যুত. করার শক্তি কাফেরদের মধ্যে নেই । 


OS 


2০৯৮ 


৯ RE TTT SOT TD TT DRT SNA 
প ০2 ৫৯ ৫ 242 55 1Z 23d তর we gS 
০৯৯১৪) ৩৩৮৮ ডি ৮৪০) (০৯: 2০৯৯) 
তারা সন্ধানকরে সিজদাকারী কুকুকারী তাদের দেখবে তাদের্(নিজেদের) তারাদয়াশীল 

হিসেবে তুমি মাঝে | 
2 2123 2. 22072 ৮১2 A ~ ls ধা 
তাদের মুখমন্ডল তাদের চিহ্ন (তাবু) ও আল্লাহর নিকটহতে অনুথ্হহ 
(উজ্জ্বল হয়ে আছে) সন্তুষ্টি 
টি কপ ৩ ৩ 1 টা পণ তে 
৫৩৬. 1 239. * ১০৪ রে পারে 24 ৫ ছু 2 
SEL ০৮৪৩০ DD bm yl ৩2 
এবং তাওরাতের মধ্য তাদের এই সিজদাসমূহের প্রভাবে 
রয়েছে) গুণপরিচয় 


৫ ৮৫742 € পা) 2৫ ৮৮১ 5 225 ৮ 58-74৫ ৮৫ 
৬ Fh ই CN) le) ০৯ 
tis 2৪7৮৯ ঠা UY ৬ প্র 
লাল (যা). তোদের) দৃষ্টান্ত ইনজীলেরও ধ্য ‘তাদেরও 

শঁভিশালীকরে শিক নিরগতকরে একটি চারাগাছের (রয়েছে) পরিচয় 


পি শি 223 (১৪৯ 1৮ NE 2912 2 214 
Fb ০০০ ৫৬৮৭৬ (৯০৬, ৮৬০৬ 
চাষীদেরকে আনন্দদেয় তার কান্ডের উপর I শক্তহয় অতঃপর 
4 1৮ তব 5৬4৫৫ পুরি ৪০ পুর 
১ 1১শা ৬:৬১ 2 ৬৬১ ৮9৬) ৮০ ১:৯১ 
ও ঈমান (তাদেরকে) আল্লাহ ওয়াদাদিয়েছেন কাফেরদের তাদের কারণে গাত্রদাহ যেন 
এনেছে যারা i 


[লিড 


এবং পরম্পর পূর্ণ দয়াশীল২২। তোমরা তাদেরকে রুকুতে, সিজদায় ও আল্লাহর অনুগ্রহ ও সন্তোষের সন্ধানে 
আত্ম-নিমগ্ন দেখতে পাবে। সিজদা সমূহের চিহ্ন তাদের মুখাবয়বে ভাস্বর হয়ে আছে যার ছারা তারা স্বতত্ত্রতা 
সহকারে পরিচিত হয়২৩। তাদের এই গুণ পরিচিতি তাওরাতে উল্লেখিত; আর ইনজীলে তাদের চিহ্ন এরূপ যে, 
যেন একটা কৃষিক্ষেত, তা প্রথমে অংকুর বের করেছে, পরে তাকে শক্তিশালী করেছে। পরে তা মোটা ও শক্ত হয়ে 
দাড়ায় । এরপর তা নিজ কান্ডের উপর দাড়িয়ে যায় । চাষকারীদেরকে তা সন্তুষ্ট করে দেয়, যেন কাফেররা এ 
সবের ফুলে ফলে সুশোভিত হবার দরুন জ্বলতে থাকে । এ দলের লোকদের মধ্যে যারা ঈমান এনেছে ও নেক- 
আমল করেছে আল্লাহ তাদের প্রতি ক্ষমা ও অতি বড় শুভ প্রতিফলের ওয়াদা করেছেন। 
২২। অর্থাৎ তাদের যা কিছু কঠোরতা তা ধর্মের শত্রুদের জন্য- মুমিনদের জন্য নয়, মুমিনদের পক্ষে তারা কোমল, দয়ালু, শ্নেহপ্রবণ, 
সহৃদয় ও সহানুভূতিশীল । নীতি ও আদর্শের এক্য তাদের মধ্যে পারস্পরিক ভালবাসা, এঁক্যভাব ও আনুকুল্য সৃষ্টি করে দিয়েছে। 

২৩। এর অর্থ কপালের সেই দাগ নয় সিজদার ফলে কোন কোন নামাধীর চেহারাতে যা দেখা যায় বরং এর অর্থ- খোদা ভীরুতা, 
সদাশয়তা, সন্ত্রমশীলতা, সঙ্চরিত্রতার সেই সমস্ত চিহ্ন খোদার সামনে অবনত হওয়ার করণে যা স্বাভাবিকভাবে মানুষের চেহারাতে প্রকট 
হয়ে ওঠে। আল্লাহতা'আলার এরশাদের মর্ম হচ্ছে- মুহস্দ (স)-এর সহচরবৃন্দ তো এরূপ যে তাদের দেখা মাত্র এক ব্যক্তি প্রথম 
দৃষ্টিতেই একথা বুঝতে পারে যে-এরা সৃষ্টির সর্বোত্তম চরিত্র বিশিষ্ট মানুষ, কেননা খোদা পরস্তির নূর -.আল্লাহর উপাসনা-আনুগত্যের তস্ত 


TDR ETD EEE EE 


to 


LA 


গু 


লু 


Cd 


সূরা আল-হুজুরাত.৪৯ ৃ ৭8. - পারা২৬' 
হুল 


নামকরণঃ এ সূরার চতুর্থ আয়াত ০1১551/1)) ৩ ১০১১৪০, ৩:৯৭) 91 হতে এর নাম গৃহিত এবং 


আয়াতে উক্ত “আল-হুজুরাত' শব্দটিকেই গোটা সূরার নামরূপে গ্রহণ করা হয়েছে। এর অর্থ দাড়ায় এই যে, এ 
সেই সূরা যাতে 'আল-হুজুরাত" শব্দটি রয়েছে। ('হুজুরাত' অর্থ ঘরের চার দেয়াল)। 

নাযিল হওয়ার সময়-কালঃ এ সূরাটি বিভিন্ন সময়ে ও বিভিন্ন অরস্থায় নাযিল হওয়া আইন- 
বিধান ও খোদায়ী হেদায়াতের সময় ও সমষ্টি ৷ মূল বিষয়বস্তুর দৃষ্টিতে এ গুলি সামঞ্জস্যপূর্ণ । এ কারণে সংশ্লিষ্ট 
সমস্ত আইন-বিধান ও হেদীয়াতকে একটি সূরায় একত্রিত করে দেয়া হয়েছে। সূরার আলোচিত বিষয়াদি দেখলেই 
এ কথার সত্যতা প্রমাণিত হয় এবং বিভিন্ন হাদীসের বর্ণনা হতেও এ কথা জানা যায়। হাদীসের বর্ণনা হতে এ 
কথাও জানা যায় যে, উক্ত আইন-বিধানের অধিকাংশই মদীনা শরীফে নবী জীবনের শেষের দিকে নাযিল 
হয়েছিল। যেমন ৪নং আয়াত সম্পর্কে তফসীরকারগণ বুলেছেন এটা বনুতামীম সম্পর্কে নাযিল হয়েছিল।.এ 
গোত্রের প্রতিনিধি এসে নবীর বেগমগণের হুজুরাতসমূহের বাইরে থেকে নবী করীম (সঃ)-কে ডাকাডাকি শুরু 
করেছিল। নবী-চরিত সংক্রান্ত সমস্ত গ্রন্থে এ প্রতিনিধি আগমনের সময়-কাল ৯ম হিজরী বলে উল্লেখ করা 
হয়েছে। অনুরূপ ভাবে ৬নং আয়াত সম্পর্কে বহু কটি হাদীস হতে জানা যায় যে, এ আয়াতটি অলীদ ইবনে উকবা 
সম্পর্কে নাযিল হয়েছিল। নবী করীম (সঃ) তাকে বনুল-মুস্তালিক গোত্র হতে যাকাত আদায় করার উদ্দেশ্যে 
পাঠিয়েছিলেন। আর অলীদ ইবৃনে উকবা (রাঃ) যে মক্কা বিজয়কালে মুসলমান হয়েছিলেন একথা তো জানাই 
রয়েছে। 


বিষয়বস্তু ও মূল বক্তব্যঃ এ সূরাটির মূল আলোচ্য বিষয় হ'ল মুসলমানদেরকে ঈমানদার-উপযোগী 
আদব-কায়দা ও নিয়ম-নীতি শিক্ষা দেয়া । প্রাথমিক পাঁচটি আয়াতে তাদেরকে আল্লাহ ও তার রসূলের ক্ষেত্রে 
অনুসরণীয় আচার-আচরণ শিক্ষা দেয়া হয়েছে। পরে নির্দেশ দেয়া হয়েছে, যে কোন শুনা খবর রিশ্বাস করে নেয়া 
এবং তার উপর নির্ভর ও ভিত্তি করে কোনরূপ পদক্ষেপ গ্রহণ করা কোনক্রমেই উচিত হতে পারে না। কোন 
ব্যক্তি, দল বা জাতির বিরুদ্ধে কোন সংবাদ পাওয়া গেলে প্রথমতঃ চিন্তা করতে হবে, সংবাদটি পাওয়ার সূত্রটি 
নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য কি-না! বিশ্বাস্য ও নির্ভরযোগ্য বিবেচিত না হলে সে সম্পর্কে কোনরূপ পদক্ষেপ 
গ্রহণের পূর্বে সৃক্ষ ভাবে তদন্ত ও অনুসন্ধান চালিয়ে জানতে চেষ্টা করতে হব যে, মূল সংবাদটি সত্য কি না ! 
এরপর মুসলমানদের দু'টো বিবাদমান দল যদি কোন সময় পারস্পরিক সংঘর্ষ ও লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে তাহলে 
তখন মুসলমান জনগণের পক্ষে কোন্‌ কর্মপন্থা অবলম্বন করা কর্তব্য তা বলা হয়েছে। 

অতঃপর মুসলমান জনগণকে সে সব অন্যায় ও অবাঞ্চনীয় কাজকর্ম হতে বিরত থাকতে বলা হয়েছে যা সামাজিক 
ও সামষ্টিক জীবনে বিপর্যয়, ভাঙ্গন ও অশান্তির সৃষ্টি করে; যার দরুন পারস্পরিক সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যায়। 
বস্তুতঃ পরস্পরকে ঠাট্টা-বিদ্রুপ করা, ভ€সনা করা, গালাগালি করা,এক-একজনের খারাপ নামকরণ করা, অন্য 
লোক সম্পর্কে খারাপ ধারণা মনে পোষণ করা, অন্যদের অবস্থা আতিপাতি করে খুঁজে জানতে চেষ্টা করা, 
লোকদের অজ্ঞাতসারে-অনুপস্থিতিতে তাদের দোষ বলা ও প্রচার করে বেড়ানো- এসব অত্যন্ত খারাপ ও অশান্তির 
বীজ বপনকারী কাজ। এ গুলো মূলতঃ ও স্বতঃই গুনাহের কাজ। এ কাজগুলো সমাজে চরম ভাঙ্গন-বিপর্যয় ও 
অশাস্তি সৃষ্টি করে। আল্লাতা'আলা এ গুলোর এক একটা নাম নিয়ে তার প্রত্যেকটাকেই হারাম ঘোষণা করেছেন। 


SC, ১ ১১১ 
৯৯১৮১ 


৫ 


> DD 


সুপ্ত 


SES 


Sot 


Oe 


৫২০০ 


ৃ 
র্‌ 
A 
j 
LB 


হু হু 


সূরা আল-হুজুরাত.৪৯ ৭৫. ১ পারা২৬ 
(7০০০০০০০০৩০ ১১১০০০১০১১০ 


এর পর যে সব জাতীয় ও বংশীয়-গোত্রীয় বৈষম্য-পার্থক্য মানব সমাজে ও জগতে ব্যাপক বিপর্যয় ও অশান্তির . 
সৃষ্টির কারণ হয়ে থাকে, সে গুলোর উপর প্রচন্ড আঘাত হানা হয়েছে। বস্তুতঃ বিভিন্ন জাতি, গোত্র ও বংশ 
পরিবারের নিজেদের মর্যাদা ও আভিজাত্য নিয়ে গৌরব-অহংকার করা এবং অন্যলোকদেরকে নিজেদের অপেক্ষা 
হীন ও নীচ জ্ঞান,আর নিজেদের শ্রেষ্ঠতৃও প্রাধান্য প্রতিষ্ঠিত করার জন্যে এবং অন্য লোকদেরকে হেয় প্রতিপন্ন 
করা- এগুলোই হচ্ছে সমগ্রিকভাবে দুনিয়া ও মানব-সমাজের যুল্ম-নির্যাতন ও নিম্পেষণে জর্জরিত হয়ে পড়ার 
প্রধানতম কারণ । আল্লাহতাআলা একটা সংক্ষিপ্ত আয়াতে এ সবের মুঁলোৎপাটন করেছেন। বলেছেন, সমস্ত মানুষ 
একই মূল হতে উৎসারিত, একই বংশ হতে উদ্ভুত । বিভিন্ন জাতি, গোত্র ও শ্রেণীতে তাদের বিভক্ত হয়ে পড়া 
নিছক পারস্পরিক পরিচিতির জন্য মাত্র। এ গুলো পারস্পরিক গৌরব ও অহংকার করার উপকরণ নয়। উপরত্তু 
একজন মানুষের উপর অপর একজন মানুষের শ্রেষ্ঠতব-প্রাধান্য ও মর্যাদা কেবলমাত্র নৈতিক মর্যাদার দরূনই স্বীকৃত 
হতে পারে । এ ব্যতীত তার বৈধ ভিত্তি আর কিছুই নেই। 

সূরার শেষদিকে জনগণকে বলে দেয়া হয়েছে যে, ঈমানের মৌখিক দাবীই আসল জিনিস নয়। প্রকৃত আন্তরিকতা 
ও একান্তিক নিষ্ঠা সহকারে আল্লাহ ও তার রসূল (সঃ)-কে মেনে নেয়া, কার্যত অনুগত হয়ে জীবন-যাপন করা 
এবং এঁকান্তিক নিষ্ঠার সংগে আল্লাহর পথে নিজের জান ও মাল অকাতরে সঁপে দেয়াই হ'ল প্রকৃত জিনিস। যে 
লোক এ নীতি ও আচরণ অবলম্বন করবে, সে-ই প্রকৃত মু'মিন ৷ কিন্তু যারা দিল দিয়ে সত্যকে মেনে নেয় না, শুধু 
মৌখিকভাবেই ইসলামকে স্বীকার করে এবং পরে এমন আচরণ অবলম্থণ করে যে, তারা যেন ইসলাম কবুল করে . 
বিরাট অনুগ্রহ করেছে। দুনিয়ায় সামাজিকভাবে এ লোকেরা মুসলমানরূপে গণ্য হতে পারে, সমাজে তাদের সঙ্গে 
মুসলমানদের মত আচরণ করা যেতে পারে, কিন্তু আল্লাহতা'আলার নিকট তারা মু'মিন রূপে গণ্য হতে পারে না। 


SATS: 


হস দহ ত সমস 


এলি 


ৰ 
ূ 
] 


/ 


টি 
A) 
A 
A 


রর 


সূরা আল-হুজুরাত.৪৯ ৭৬ পারা২৬ 


(০২০০০০১০০৪১ ২০০১০০০১১দ 


চি EARS 1.0 ১৮32 


ADR Dl (৫৭ 


১৯৬ 


09১৮9) ১91401৮:১ 


অভীবমেহেরবান অশেষদয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
1) পা তার ৮5৮ 2৪ ৫ রা ০) 22009 A 
5১ ৬ OH 155 YJ il Lx EN 
আল্লাহর আগে তোমার অধসর হয়ো না  ঈ্রমানএনেছ যারা ওহে 
( কোন বিষয়ে) 


৯৯১৯১৯১৯৯৯১ 


A EASE রপ্ত 224! ১5 
১1851 1৯১) ৯) 1৮০1 wi) JO 
যারা 


উপর তোমাদের কণ্ঠস্বর্কে তোমার উচুকরো না  ঈ্রমানএনেছ 


2) রে 22 22 ক রে পু 2৫ 
১৪৬ JHU HS 5 9) ০১৮০ 
উচ্চহয় যেমন বা 
(আন) কথাবলার ক্ষেত্রে il jo Sb না এবং নবীর কণ্ঠস্বরের 
টিতে ন i (৮ র্‌ ডি 2৩ ৮ ৩০৪ 2 

5 ৪ ৮স্ ও vex) 22 

তোমরা এবং তোমাদের আমলগুলো নষ্ট হয়েযায় (এমন না হয়) অপরের * তোমাদের একে 
"যে (সাথে) 

এ ন 

৬ ০১) ৯) 

রুকুঃ . টেরওপাবে না 


১. হে ঈমানদার লোকেরা! আল্লাহ্‌ ও তার রসূলের আগে এগিয়ে যেও না১। আর আল্লাহকে ভয় কর। আল্লাহ 
সবকিছু শুনেন, সব কিছু জানেন। | 

২. হে ঈমানগ্রহণকারী লোকেরা! নিজেদের কণ্ঠস্বর নবীর কষ্ঠস্বরের চেয়ে উচ্চ করো না। নবীর সাথে উচ্চ কণ্ঠে 
কথাও বলো না, যেমন তোমরা নিজেরা পরস্পরে করে থাক । তোমাদের সৎ কাজ সমূহ যেন বরবাদ হয়ে না যায় 
. এমনভাবে যে, তোমরা তা টেরও পারে না। 


52 TET DTD 


১। অর্থাৎ আল্লাহ ও তার রসূল থেকে এগিয়ে যেও না, পিছনে চল; অগ্রগামী হয়ো না, অনুসারী অনুগত হয়ে থাক । নিজেদের ব্যাপারে . 
অথ পদক্ষেপ করে আপনা থেকে ফয়সালা করতে লেগে যেও না । প্রথমে দেখ- আল্লাহর কিতাব এবং তার রসূলের সুন্নাতের মধ্যে এ 
সম্পর্কে কোন নির্দেশ ও পথ প্রদর্শন পাওয়া যায় কিনা । & 
৩4১৩৩৬০৯5৮2 


এ 


০১০০০ 


KC 


TERT TOOT OTT TTT 2777 
০ 


্ 


সূরা আল-হুজুরাত.৪৯ | ৭৭ পারা২৬ 
০০০০০০০০০০০ ১২৩৩১ 


চিপ 2, 
) (৫ 


তাদের জন্যে তাকওয়ার জন্যে তাদের অন্তর 
যেতে সমূহকে 


22 2 পার্ক ১০ ৮৫9 পার্ট 2 0 রড 
D3 2 ১১৩ A ড 
হতে তোমাকে ডাকাডাকি যারা নিশ্চয় 
করে 
1 রি রা 22 / 
৯) ১০৩৮০ ৯) 
যদি 


i জ্ঞানবুদ্ধি রাখে না 


টি 
27475 


৩. যে সব লোক খোদার রসূলের সাথে কথা বলার সময় নিজেদের আওয়াজ অনুচ্চ রাখে তারা আসলে সেই লোক 
যাদের দিল সমূহকে আল্লাহতা'আলা তাকওয়ার জন্যে যাচাই করে নিয়েছেন২। তাদের জন্যে ক্ষমা এবং বড় 
শুভফল রয়েছে। 

৪. হে নবী! যে সব লোক তোমাকে হুজরাগুলোর বাহির হতে ডাকাডাকি করে তাদের মধ্যে অধিকাংশই 


নির্বোধ । 
৫. তোমার বের হয়ে.আসা পর্যন্ত তারা যদি ধৈর্য ধারণ করত তাহলে সেটা তাদের জন্যে ভাল ছিল আল্লাহ তো 


ক্ষমাশীল এবং করুণাময় ৷ 


২। অর্থাৎ যেসব লোক আল্লাহতা"আলার পরীক্ষায় পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা এ প্রমাণ দিয়েছেন যে তাদের 

অস্তঃকরণে প্রকৃতপক্ষে খোদাতীরুতা বর্তমান আছে তারাই মাত্র আল্লাহর রসূলের প্রতি শিষ্টাচার ও তার সম্মান বজায় রাখেন । খোদার 

এই এরশাদ থেকে স্বতঃই একথা প্রমাণিত হয় যে- যে অন্তরের মধ্যে রসূলের প্রতি সম্মানবোধ নেই সে অন্তরে প্রকৃতপক্ষে তাকওয়া- 

খোদাভীরুতাও নেই । 

৩ । আরবের বিভিন্ন দিক থেকে যারা আসতেন তাঁদের মধ্যে অসত্য লোকও ছিল যারা রসূলল্লাহর (সঃ) সংগে সাক্ষাৎ করার জন্য কোন 

খাদেম দ্বারা অন্দরে সংবাদ পাঠানোর কষ্টটুকুও স্বীকার করতো না বরং রসূলুল্লাহর পবিত্রা বিবিগণের কামরার চতুর্দিকে ঘোরাফেরা করে 

বাহির থেকে তাকে চীৎকার করে করে ডাকতো । এই সব লোকের এই ব্যবহারে রসূলুল্লাহ (সঃ) খুবই কষ্ট বোধ করতেন । কিন্তু নিজ 

স্বভাবের জুতা, ন্মতাবশতঃ তিনি তা বরাবর সহ্যকরে নিতেন। শেষ পর্যন্ত আল্লাহতা'আলা এই ব্যাপারে হস্তক্ষেপ করেন, ও এই . 
অমার্জিত ব্যবহারের জন্য তিরস্কার করে সাক্ষাৎ প্রার্থীদের এই নির্দেশ দেন যে, রসূলুল্লাহর সংগে সাক্ষাৎ করতে এসে যদি তাকে 

উপস্থিত না পাওয়া যায় তবে চিৎকার করে করে ডাকার পরিবর্তে যেন ধৈর্য সহকারে তার বাহিরে না-আসা পর্যন্ত প্রতীক্ষা করা হয়। 


শব্দ-৮/১১--- 


সূরা আল-হুজুরাত.৪৯ ৭৮ ৮. পারা২৬ 
২২০০০০৩০৩১০ 


OA 20 26 (5 2৫ 


নাফরমানীর এবং ফাসেকী ও কুফরী তোমাদের দ্বণাসৃষ্টি এবং তোমাদের 
| মধ্যে করেদিয়েছেন ওরে 


৬. হে ঈমান গ্রহণকারী জনগণ! কোন ফাসেক ব্যক্তি যদি তোমাদের নিকট কোন খবর নিয়ে আসে তবে তার 
সত্যতা যাচাই করে নিও। এমন যেন না হয় যে, তোমরা অজ্ঞাতসারে কোন মানবগোষ্ঠীর ক্ষতি সাধন করে 
বসবে, আর নিজেদের কৃতকর্মের জন্যে লজ্জিত হয়ে পড়বে ৷ 

৭-৮. খুব ভাল করে জেনে রাখ, তোমাদের মাঝে আল্লাহর রসূল বর্তমান। সে যদি বহু সংখ্যক ব্যাপারে 
তোমাদের কথা মেনে নিতে শুরু করে তাহলে তোমরা নিজেরাই কঠিন অসুবিধার মধ্যে ফেঁসে যাবে । কিন্তু আল্লাহ 
তোমাদেরকে ঈমানের মমতা দিয়েছেন এবং ওটাকে তোমাদের জন্যে মনঃপুত করে দিয়েছেন । আর কুফরী, 
ফাসেকী ও নাফরমানীর প্রতি তোমাদেরকে ঘৃণাপোষণকারী বানিয়ে দিয়েছেন । 


৪ । এই আয়াতে মুসলমানদের এই নীতিগত নির্দেশ দেয়া হয়েছে যে-এরূপ কোন গুরূত্বপূর্ণ সংবাদ-যার ফলে কোন বড় ব্যাপার 
সংঘটিত হতে পারে- যখন তোমাদের কাছে পৌছায়,তখন তা সত্য বলে গ্রহণ করার পূর্বে প্রথমে এটা লক্ষ্য কর যে, সংবাদবাহক 
কিন্ুপ লোক । যদি সংবাদদাতা কোন ফাসেক লোক হয়ে থাকে অর্থাৎ এরূপ লোক যার বাহ্যিক অবস্থা দ্বারা বোঝা যায় যে তার কথা 
বিশ্বাস যোগ্য নয়, তবে তার দেয়া সংবাদ অনুসারে কোন পদক্ষেপ গ্রহণের পূর্বে প্রকৃত ব্যাপার কি তা অনুসন্ধান করে জানো । 


4৩55১৩৬৩৩৩৬: 


সূরা আল-হুজুরাত.৪৯ ৭৯ পারা২৬ 


-১০১০০০০১০০০-২-৯৮৯৮১৮১৯ 
পর্ণ ২ EA 2৫ VY 22 ॥ 
৯] * রর 
৩ ১১৪০ uu 
আহা হা অনুগ্রহে সঠিকপথগামী 


যদি এবং 


651৫ 22৫ 22 ডি 2272 2 5৪2 পা 
33 ০৩৪৬1৯৮৮558] 99 
যদি অতঃপর তাদের উতয়েরমাঝে তোমরা তবে পরস্পরে লড়াইয়ে ঈমানদারদের মধ্যহতে 
সন্ধি করেদাও লিগুহয় 
2.5 2 PLT ) 2 4d (৮4 ও ৯৮৮ 
CH 1৯ cs Se Le LY 
(তার বিুদ্ধে) তোমরা তবে অন্যের উপর তাদের একদল সীমা লংঘন 
যে যুদ্ধ কর 52 
॥ শপ 


এ ধরণের লোকেরাই আল্লাহর অনুগ্রহ ও দয়া-করুণার ফলে সঠিক পথগামী ৷ আর আল্লাহ সর্বজ্ঞ ও মহাবিজ্ঞানী। 
৯. আর যদি ঈমানদার লোকদের মধ্যে হতে দু'টি দল পরম্পরে লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে, তাহলে তাদের মধ্যে 
সন্ধি করে দাও। পরে যদি তাদের মধ্যে হতে একটি দল অন্য দলের প্রতি বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনমূলক আচরণ 
করে, তাহলে সীমালঙ্ঘনকারী দলটির সাথে লড়াই কর, যতক্ষণ না সে দলটি আল্লাহর নিদের্শের প্রতি 
প্রত্যাবর্তন করে আসবে, অতঃপর সে যদি প্রত্যাবর্তন করে তাহলে তাদের মাঝে সুবিচারসহ সন্ধি করিয়ে দাও । 
আর ইনসাফ কর, আল্লাহ তো ইনসাফকারী লোকদের পছন্দ করেন। 


V 


$ 
Y 


TEETER TE TRALEE LT 


২3২০ 


এ 


এল 


ft 


. ৫। এ কথা বলা হয়নি যে- “ঈমানদারদের দুই দল যখন নিজেদের মধ্যে লড়াই করে”, বরং বলা হয়েছে-“যদি ঈমানদার লোকদের 
মধ্য হইতে দুইটি দল পরম্পরে লড়াইয়ে লিপ্ত হয়ে পড়ে”। এই শব্দগুলি দ্বারা একথা স্বত£ই বোঝা যায় যে- নিজেদের মধ্যে লড়াই 
L করা মুসলমানদের রীতি নয় । এ কাজ তাদের শোভা পায় না। তাদের কাছ থেকে এটা আশাকরা যায় না যে, তারা মু'মিন হওয়া সত্বেও 
: নিজেদের মধ্যে লড়াই করবে । অবশ্য যদি কখনও এরূপ ঘটে যায় তবে সে অবস্থায় কি উপায় অবলম্বন আবশ্যক পরে তার নর্ণনা দান 

করা হয়েছে। SJ 
উই হা সস সস সস 


i 


(৩০৩০৩০০০৩০০ 


হয়তো (অন্য) 
(যাদের বিদ্রুপ করা হচ্ছে) কোন পুরুষকে 


৮ পরপর 2টি ১৮৫৮৫ 
» ৯১৪১৯৩1১৮৬5 
রি (মন্দ) i 
উপনামে পরষ্পরে করো 

১০. মু'মিনরা তো পরস্পরের ভাই । অতএব তোমাদের ভাইদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে পুর্নগঠিত করে 
দাও। আর আল্লাহকে ভয় কর । খুবই আশা করা যায়, তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে। 

ক্কুঃ২ . 

১১. হে ঈমানদার লোকেরা! না পুরুষ ব্যক্তি অপর পুরুষ ব্যক্তির বিদ্রুপ করবে, হতে পারে যে, সে তাদের 
তুলনায় ভাল হবে; আর না স্ত্রীলোকেরা অন্যান্য স্ত্রীলোকদের ঠাট্টা করবে, হতে পারে যে, সে তাদের তুলনায় . 
উত্তম হবে” ৷ নিজেদের মধ্যে একজন আর একজনের উপর দোষারোপ" করো না। এবং তোমরা একজন অপর 
জনকে খারাপ উপমাসহ ডাকবে না৮ | : চু 

উ। ঠান্টা-বিদ্রুপ করার অর্থ মাত্র মুখেই ঠাট্টা-বিদ্রুপ করা নয়, বরং কারুর অনুকরণ করা, কারুর প্রতি ইংগিত করা, কারুর কথায় বা 
কাজে বা তার আকৃতি কিংবা তার পোষাক দেখে হাস্য করা, অথবা কারুর কোন দোষ ও ক্রুটির প্রতি এরূপ ভঙ্গীতে লোকের দৃষ্টি 
আকর্ষণ করা যে, লোক তার প্রতি হাস্য করে; এ সকল ব্যবহারই ব্দ্রুপের মধ্যে গণ্য । 

৭। আঘাত করা, পরিহাস করা, অপবাদ দেয়া, আপত্তি করা, ছিদ্র খুঁজে বেড়ানো এবং খোলাখুলিভাবে অথবা প্রচ্ছন্ন ইংগিত-ঈশারায় 
কাউকে নিন্দার পাত্র বানানো- এসব কাজই এর ব্যাপক অর্থের অন্তর্গত। 

৮। এ হুকুমের উদ্দেশ্য- কোন ব্যক্তিকে এরূপ নাম দ্বারা না ডাকা অথবা এরূপ উপাধি না দেয়া যার দ্বারা সে অপমানিত হয় । যথা- 
কাউকে ফাসেক বা মুনাফেক বলা, কাউকে খোড়া, কানা বা অন্ধ বলা, কাউকে তার নিজের অথবা তার মা-বাপের বা তার বংশের 
কোন দোষ-ক্রুটি উল্লেখে আখ্যায়িত কুরা, কাউকে তার মুসলমান হবার পরও তার পূর্বের ধর্মের ভিত্তিতে ইহুদী বা নাসারা বলা, কোন 
ব্যাক্তি বা বংশ বা দলকে নিন্দা-সুচক বা অপমান-দুচক নাম দেয়া। বাহ্যতঃ খারাব শোনালেও নিন্দার উদ্দেশ্যে নয় বরং চেনার জন্যেই 

লোকদের প্রতি যেসব আখ্যা দেয়া হয় মাত্র সেইগুলি এই হুকুমের আওতার মধ্যে পড়ে না। যথা- কোন চক্ষুহীন হকীমকে অন্ধ হকীম 
/ 


বলা হয়। এর উদ্দেশ্য মাত্র তার পরিচিতি- নিন্দা করা নয়। 
৯৩৯ পুস ১০০০৫১৮১৯৮৯ ১৮১১৯১ 


৩ 


সুরা আল-হুজুরাত.৪৯ ৮১ ৃঁ পারা২৬ 


জি 
৯) 


ঈমান গ্রহণের পর ফাসেকী কাজে খ্যাতি লাভ অত্যন্ত খারাপ কথা । যে সব লোক এরূপ আচার-আচরণ হতে বিরত 
না থাকবে তারাই যালেম।' 

১২. হে ঈমানদার লোকেরা! খুব বেশী ধারণা পোষণ হতে বিরত থাক, কেন্না কোন কোন ধারনা পাপ হয়ে 
৷ তোমরা একে অপরের গোপনীয় বিষয় খৌজাধুজি করো না১০। আর তোমাদের কেউ যেন কারো গীবত 
৯। অনুমান করতে সম্পূর্ণ নিষেধ করা হয় নি; বরং খুব বেশী অনুমানের ভিত্তিতে কাজ করা এবং সব রকম অনুমাণের অনুসরণ করতে 
নিষেধ করা হয়েছে, এবং তার কারণস্বরূপ বলা হয়েছে- কোন কোন অনুমান পাপ। আসল কথা, যে অনুমান পাপ তা হচ্ছে- বিনা 
কারণে কোন মানুষের প্রতি কৃধারণা করা বা কারুর সম্পর্কে রায় কায়েম করার ব্যাপারে সর্বদা কুধারণা থেকে সুচনা করা; অথবা . 
সেইসব লোকদের ব্যাপারে কুধারণা নিয়ে কাজ করা যাদের বাহ্য অবস্থা নির্দেশ করে যে তারা সৎ ও সন্ত্রমশীল লোক। এরূপ কোন 
লোকের কোন কথা বা কাজের মধ্যে যদি সমানভাবে ভাল ও মন্দের সম্ভাবনা থাকে তবে মাত্র কৃধারণার বশবর্তী হয়ে তা মন্দ বলে স্থির 
করাও পাপ কাজ। 

১০। অর্থাৎ মানুষের গুপ্ত রহস্য অন্বেষণ করো না, একে অন্যের দোষ অন্বেষণ করো না, অন্যের অবস্থা ও ব্যাপারে অনুসন্ধান করে ফিরো 
না, লোকের ব্যক্তিগত চিঠিপত্র পড়া, দুই ব্যক্তির কথোপকথন কান লাগিয়ে শোনা, প্রতিবেশীর ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করা এবং নানা 
উপায়ে অন্যের পারিবারিক জীবন সম্পর্কে অথবা ব্যক্তিগত ব্যাপার জানতে চেষ্টা করা, এসব কিছুই নিষিদ্ধ অনুসন্ধানের মধ্যে গণ্য । 
১১) রসূলুল্লাহকে (সঃ) প্রশ্ন করা হয়েছিল- 'গীবত' কাকে বলে । উত্তরে তিনি বলেছিলেনঃ তুমি যদি নিজের ভাইয়ের কথা এমন ভাবে 
উল্লেখ কর, যা তার খারাব লাগে, তবে এর লাম 'গীবত' ৷ রসূলুল্লাহর কাছে নিবেদন করা হলোঃ আমি যা বলি তা যদি আমার ভায়ের 
মধ্যে বর্তমান থাকে তবে সে সম্পর্কে আপনি কি বলেন? রসূলুল্লাহ উত্তর দিলেনঃ যদি তোমার ভাইয়ের মধ্যে তা বর্তমান থাকে- তবে 
তুমি তার গীবত করলে, আর যদি তার মধ্যে সে দোষ না থাকে- তবে তুমি তার প্রতি 'বোহতান' (মিথ্যা অপবাদ) দিলে । অবশ্য কোন 
ব্যক্তির পশ্চাতে বা তার মৃত্যুর পর তার দোষ বর্ণনা করার যদি এরূপ কোন প্রয়োজন দেখা দেয়- শরীয়তের দৃষ্টিতে যা সংগত প্রয়োজন 
বলে গণ্য, এবং গীবত ছাড়া যদি সে প্রয়োজন পূর্ণ করার কোন পথ না থাকে, বা যদি গীবত না করা হয় তবে গীবত অপেক্ষা বৃহত্তর 
খারাবি সংঘটিত হওয়া নিশ্চিত- তবে এরূপ অবস্থাসমূহে 'গীবত' নিষিদ্ধ নয় । নবী করীম (সঃ) এই ব্যতিক্রমকে নীতিগত ভাবে এরূপ 
বর্ণনা করেছেনঃ “জঘন্যতম অত্যাচার হচ্ছে- কোন মুসলমানের সম্মানের প্রতি নাহক আক্রমণ করা' ৷ এই এরশাদের মধ্যে-'না-হক' 
(অন্যায়)- এর শর্ত দ্বারা বুঝ! যায় যে, হকের ভিত্তিতে অর্থাৎ ন্যায়ভাবে এরূপ করা বৈধ । যথা- অত্যাচারীর বিরুদ্ধে অত্যাচারিত তার 
অভিযোগ এরূপ যেকোন ব্যক্তির সামনে বর্ণনা করতে পারে যার কাছ থেকে সে এ আশা পোষণ করে যে সেব্যক্তি অত্যাচার নিবারণে 
কিছু করতে পারে । সংশোধনের উদ্দেশ্যে কোন ব্যক্তি বা দলের দোধ এরূপ লোকদের সামনে উল্লেখ করা যাদের সম্পর্কে এ আশা করা 
যায় যে, তারা সে দোষ দূর করার জন্যে কিছু করতে পারবে; ফতওয়া জানার প্রয়োজনে কোন মুফতীর সামনে প্রকৃত ঘটনা বর্ণনা করতে 
গিয়ে তার মধ্যে কোন ব্যক্তির গলৎ কাজের উল্লেখ করতে বাধ্য হওয়া । কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গের দুষ্টামি থেকে লোকদের সতর্ককরা 
৫ যাতে লোকে তাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকতে পারে । সেই সব লোকদের বিরুদ্ধে প্রকাশ্যে আওয়াজ উঠানো ও তাদের দোষ 
সমালোচনা করা যারা দুষ্কৃতি, দূর্নীতি, অনাচার বিস্তার করছে, বেদআত ও গোমরাহীর প্রচার-প্রসার করছে, আল্লাহর সৃষ্টিকে ধর্মহীনতা 
ও যুলম-জবরদস্তির ফেতনাতে জড়িত করছে । 


সূরা আল-হুজুরাত.৪৯ | ৮২ 
৫27 ১৯৩৩৩৩২৩7১৭ 


চন WE 
2 ৬1 
তোমাদের কেউ 


27717772 Wd ie 22 
ভি ৬৩ আও 
০ 


বিভিন্ন সম্প্রদায় তোমাদেরকে আমরা এবং এক মহিলা ও 
বানিয়েছি 


৫5 


তোমাদের মধ্যে 
সর্বাধিক সন্ত্ান্ত 


তোমাদের মধ্যে এমন কেউ আছে কি, যে তার মৃত ভায়ের গোশৃত খাওয়া পছন্দ করবে১২? তোমরা নিজেরাই 
তো এর প্রতি ঘৃণা পোষণ করে থাক। আল্লাহকে ভয় কর; আল্লাহ খুব বেশী তওবা কবুলকারী এবং দয়াবান। 
১৩. হে মানুষ! আমরাই তোমাদেরকে একজন পুরুষ ও একজন স্ত্রী হতে সৃষ্টি করেছি। এরপর তোমাদেরকে জাতি 
ও ভ্রাতৃগোষ্ঠি বানিয়ে দিয়েছি, যেন তোমরা পরস্পরকে চিনতে পার। বস্তুতঃ আল্লাহর নিকট তোমাদের মধ্যে 
সর্বাধিক সম্মানার্হ সে, যে তোমাদের মধ্যে সবচেয়ে নীতিপরায়ণ১৩। 
১২। গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সংগে এই জন্যে উপমা দেয়া হয়েছে যে, যার গীবত করা হয় সে বেচারা কে কোথায় তার 
ইযযাতের উপর হামলা করছে সে সম্পর্কে সম্পূর্ণ বে-খবর থাকে । 
১৩। পূর্ববর্তী আয়াতে মু'মিনদের সম্বোধন করে সেই নির্দেশ দেয়া হয়েছিল যা মুসলীয় সমাজকে দুনীতিমুক্ত রাখার জন্যে আবশ্যক । 
এখন এই আয়াতে সমগ্র মানবজাতিকে সম্বোধন করে সেই মহা গোমরাহীর সংশোধন করা হয়েছে যা জগতে সর্বকালে বিশ্বব্যাপী 
ফানাদের কারণ স্বরূপ হয়ে আছে; অর্থাৎ-বংশ, বর্ণ, ভাষা, দেশ ও জাতীয়তার কুসংস্কার । এই সংক্ষিপ্ত আয়াতে আল্লাহতা'আলা সমস্ত 
মানুষকে সম্বোধন করে তিনটি নিতান্ত গুরুত্বপূর্ণ মৌল সত্য বর্ণনা করেছেন। প্রথম- তোমাদের সকলের মুল এক। একটি পুরুষ ও 
একটি নারী থেকে তোমাদের সমগ্র জাতি অস্তিত্বে এসেছে এবং বর্তমানে তোমাদের যত বংশই পৃথিবীর বুকে দেখা যায় তা প্রকৃতপক্ষে 
একটি প্রাথমিক বংশের বিভিন্ন শাখা যার সুচনা হয়েছে এক মাতা ও এক পিতা থেকে। দ্বিতীয়- মূলের হিসাবে এক হওয়া সত্বেও 
তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত হয়ে যাওয়া এক স্বাভাবিক ব্যাপার । কিন্তু এই স্বাভাবিক পার্থাক্য ও বিভিন্নতার দাবী কখনো 
এই ছিল না যে- এর ভিত্তিতে উচ্চ ও নীচ, সন্তরান্ত ও অসন্তরান্ত, বড় ও ছোটোর বৈষম্য হবে, এক বংশ অন্য বংশের উপর নিজেদের 


শ্ৰেষ্টত্বের বড়াই করবে; এক বর্ণের মানুষ অন্য বর্ণের লোকদের হীন ও ঘৃণ্য জ্ঞান করবে; এবং এক জাতি অন্য জাতির উপর নিজেদের 
J 


আধিপত্য জমাবে ৷ স্রষ্টা মানব-গোষ্ঠীসমূহকে যে বিভিন্ন জাতি ও বিভিন্ন গোত্রে রূপ দান করেছেন তার একমাত্র কারণ হচ্ছে- তাদের { 


মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পরিচিতির স্বাভাবিক পদ্ধতি হচ্ছে এটাই । তৃতীয়ত- মানুধ ও মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব ও উচ্চতার যদি 


| 


"সরা আল-হুজুরাত.৪৯ ৮৩ পারা২৬ 
৩৫৩৩০২2০১১২ 


21, PABA? রে FS A G2 তে ৪) 4 
৮৬ ০০9৮৯ ৬৭৩ ox ৮ এটা ও) 
2: মরুবাসীর্য বলে খুব অবহিত সবকিছু আল্লাহ নিশ্চয় 


জানেন 


টি ও Ad av নিবি 2 A 24 i 5 6 
15-15-7727 
৮৮১ ত ং ঈমান 
এখনওনা এব বশ্যতা তোমরা বল বর ee নাই বল 


2612 5 রে রর dL 2৬ 21৮ 22 NEL 

55245 ৩) ENA 

তোমরা আনুগত্য যদি এবং তোমার্দের অন্তর মধ্যে ঈমান প্রবেশকরেছে 
কর সমূহের 

১৮১৫ £ 22. চির ৬০ আর্তি এ ৫ (ভারি ভি এরি 

s&s তি ভু Seis J Uy 5 এ 

কিছুমাত্র তোমাদের কর্মসমূহের 


নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত ৷ 
১৪. এই মরুচারী লোকেরা বলে, ‘আমরা ঈমান এনেছি'১৪ | এদেরকে বলে দাও, “তোমরা ঈমান আন নি; বরং 
বল যে, আমরা অনুগত হয়েছি'। ঈমান এখনও তোমাদের দিলে প্রবিষ্ট হয়নি। তোমরা যদি আল্লাহ এবং তার 
রসূলের আনুগত্য-অনুসরণ অবলম্বন করে নাও, তা হলে তিনি তোমাদের আমলসমূহের প্রতিফল দানে কোনরূপ 
কমতি করবেন না। নিঃসন্দেহে আল্লাহ বড়ই ক্ষমাদানকারী ও দয়াবান। 

১৫. প্রকৃতপক্ষে মু'মিন তো তারাই যারা আল্লাহ ও তার রসূলের প্রতি ঈমান এনেছে, অতঃপর কোন সন্দেহ করে 
না এবং নিজেদের জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে ।  - 


১৪। সমস্ত বেদুইনদের সম্পর্কে এ কথা বলা হয়নি; বরং এখানে কয়েকটি বিশেষ বেদুইন দলের কথা বলা হচ্ছে যারা ইসলামের 
ক্রমবর্ধমান শক্তি লক্ষ্যকরে মাত্র এই ধারণায় মুসলমান হয়েছিল যে, এইভাবে তারা মুসলমানদের আঘাত থেকে নিরাপদেও থাকবে 
এবং ইসলামী বিজয়সমূহের ফলও ভোগ করবে । এরা প্রকৃতপক্ষে আন্তরিকতার সংগে ঈমান আনেনি, মাত্র মৌখিক ঈমানের স্বীকৃতি 
জানিয়ে সুবিধা ভোগের জন্যে নিজেদেরকে মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছিল। 


সুরা আল-হজুরাত,.৪ ৯ | V8 | পার পারা২৬ 
See SD DLS ৩০১০১ ১৯ 


4 
ধু 


DD 


Die CECT DD 


১৬. হে নবী! (এ সব ঈমানের দাবীদার লোকদেরকে) বল, তোমরা আল্লাহকে নিজেদের দ্বীন পালনের সংবাদ 

জানাচ্ছ? ...... অথচ আল্লাহ পৃথিবী ও আকাশমন্ডলের প্রত্যেকটি জিনিষকেই জানেন এবং তিনি প্রত্যেকটি 

জিনিষ সম্পর্কে অবহিত । 

১৭. এই লোকেরা তোমার প্রতি অনুগ্রহ প্রকাশ করে যে, তারা ইসলাম কবুল করে নিয়েছে । এদেরকে বলে দাও, 

তোমরা ইসলাম কবুলের অনুগ্রহ আমার উপর রেখো না। আল্লাহই বরং তোমাদের প্রতি নিজের অনুগ্রহ রেখেছেন 

যে, তিনিই তোমাদের ঈমানের পথ দেখিয়েছেন- যদি তোমরা তোমাদের (ঈমানের দাবীতে) বাস্তবিকই সত্যবাদী 

ও নিষ্ঠাবান হয়ে থাক। : 

১৮, আল্লাহ পৃথিবী ও আকাশমন্ডলের প্রত্যেকটি গোপন বিষয়ের খবর রাখেন। আর তোমরা যা কিছু কর তা 

সবই তার গোচরে অবস্থিত । 
সুর 


সূরা কাফ.৫০ রর | নন 


০০৩০ -০৩৩ 


নামকরণ ঃ সূরার প্রথম শব্দ এ (বাফ)-কেই এর নামরূপে নির্দিষ্ট করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ এ সূরাটি ঠিক কখন নাযিল হয়েছিল তা কোন নির্ভরযোগ্য বর্ণনা 
হতে জানা যায় নি। তবে সূরার বিষয়বস্তু চিন্তা-বিবেচনা করলে মনে করা যায়, এর নাযিল হওয়ার সময়-কাল 
নবৃয়াত লাভ করার তৃতীয় বর্ষ হতে শুরু হয়ে পঞ্চম বর্ষের মধ্যে । মক্কী জীবনের এটাই দ্বিতীয় পর্যায় । এ পর্যায়ের 
বিশেষত্ব সূরা আল-আন'আমের আলোচনার শুরুতে আমরা আগেই বলে এসেছি। সে সব বিশেষত প্রেক্ষিতে 
ধারণা করা যায় এ সুরাটি নবুয়ত লাভের পঞ্চম-বর্ষে নাযিল হয়ে থাকবে । তখন কাফেরদের বিরুদ্ধতা ও শত্রতা 
যথেষ্ট তীব্রতা লাভ করেছিল বটে, কিন্তু প্রকাশ্য অত্যাচার নিপীড়ন তখনো শুরু হয়ে যায়নি। 


বিষয়বস্তু ও মূল বক্তব্য ঃ নির্ভরযোগ্য বর্ণনার মাধ্যমে জানা যায়, রসূলে করিম (সঃ) দুই ঈদের 
নামাজে এ সূরাটা প্রায়ই পাঠ করতেন। উম্মে হিশাম নামের এক মহিলা রসূলে করিম সেঃ)-এর প্রতিবেশিনী 
ছিলেন। তিনি বলেন, জুম'আর খুতবা-সমূহে আমি নবী করীম (সঃ)-এর মুখে এ সূরাটা প্রায়ই শুনতে পেতাম 
এবং এতাবে শুনতে শুনতেই তা আমার মুখস্থ হয়ে গিয়েছিল। অন্য আরও কয়েকটা বর্ণনা হতে জানা যায়, 
নামাযেও নবী করীম (সঃ) এ সূরা প্রায় পাঠ করতেন । এ হতে জানা যায়, নবী করীম (সঃ)-এর দৃষ্টিতে এ সূরাটি 
বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। সে কারণে তিনি খুব বেশী-বেশী লোকেদের নিকট বার বার পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু 
পৌছে দেয়ার জন্যে বিশেষ ব্যবস্থা অবলম্বন. করেছিলেন । সূরাটি গভীর দৃষ্টিতে অধ্যয়ন করলে অতি সহজেই এর 
গুরুত্বের কারণ অনুধাবন করা যায় । গোটা সূরার বিষয়বস্তু ও মূল বক্তব্য হচ্ছে পরকাল । রসূলে করীম (সঃ) মক্কা 
শরীফে যখন তার দ্বীনী দা'ওআত ও আন্দোলনের সূচনা করলেন, তখন তার যে কথাটা শুনে লোকেরা খুব বেশী 
স্তষ্ভিত হয়েছিল, তা হল মৃত্যুর পর মানুষ পুনরুথিত হবে এবং সেখানে তাদেরকে নিজেদের যাবতীয় কাজের 
হিসাব দিতে হবে । লোকেরা বলতো, এ সম্পূর্ণ অভিনব কথা । এরূপ হতে পারে তা বিবেক-বুদ্ধি মেনে নিতে 
পারে না। আমাদের দেহের বিন্দু যখন বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হয়ে পড়বে, তখন এ বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন দেহাংশ হাজার 
বছর অতিবাহিত হওয়ার পর পুণরায় একত্রিত হয়ে আমাদের এ দেহাবয়ব সম্পূর্ণ নৃতনভাবে অস্তিত্ব লাভ করবে 
এবং আমরা পুনরুজ্জীবিত হয়ে উঠে দীড়াব, এ কি করে সম্ভবপর ত্রতে পারে?....... এরই জবাব স্বরূপ 
আল্লাহতা'আলার নিকট হতে এ ভাষণটি অবতীর্ণ হয়। এ সূরাতে খুব সংক্ষিপ্ত ভাবে ছোট ছোট বাক্যে একদিকে 
পরকালের সম্ভাব্যতা এবং তার সংঘটিত হওয়ার পক্ষের প্রমাণাদি পেশ করা হয়েছে। অপর দিকে লোকদেরকে এ 
বলে সতর্ক করে দেয়া হয়েছে যে, তোমরা বিস্মিত হও- স্তম্ভিত হও বা একে বিবেক-বুদ্ধি বহির্তৃতই মনে কর, 
অথবা একে মিথ্যামনে করে উড়িয়ে দাও, তাতে প্রকৃত সত্য কখনই পরিবর্তিত হয়ে যাবে না। প্রকৃত ও চূড়ান্ত 
সত্য হল এই যে, তোমাদের দেহের এক-একটি অনু মাটিতে বিক্ষিপ্ত হয়ে মিলে-মিশে একাকার হয়ে যায় বটে 
কিন্তু তা কি অবস্থায় পড়ে আছে তা আল্লাহতা'আলা স্পষ্ট ভাবে জানেন। এ সমস্ত বিক্ষিপ্ত ও মাটির সাথে মিলে- 
মিশে একাকার হয়ে যাওয়া অনু পুনরায় একত্রিত করে তোমাদের দেহাবয়বকে পূর্বের মতই আবার দাড় করিয়ে 
দেয়ার জন্য আল্লতহতা*আলার একটু ইংগিতই যথেষ্ট । তোমরা যে মনে করে নিয়েছ যে, তোমাদেরকে এখানে 
সম্পূর্ণ উন্মুক্ত, বাধা-বন্ধনহীন ও লাগাম ছাড়া করে ছেড়ে দেয়া হয়েছে এবং তোমাদেরকে কারও নিকট জবাব 
দিহি করতে হবে না, এ নিতান্তই ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। বস্তুতঃ আল্লাহ নিজে সরাসরিভাবে তোমাদের 
প্রতিটি কথা ও কাজ- শুধু তাই নয়, তোমাদের অন্তর-মনে আবর্তনশীল চিন্তা-কল্পনা সম্পর্কে পুরোপুরি অবহিত । . 


(৯০২০৫ 


ও 


৫৩2৮৮১০১১৯৯ 


শশা শি টি ১ গো পিপি 


৬ 


শব্দ-৮/১২- 


৫৩৬5 

তার নিয়োজিত ফেরেশতাগণও তোমাদের প্রত্যেকেরই সংগে ছায়ার মত থেকে তোমাদের প্রত্যেকটি গতি-বিধির 
. রেকর্ড গ্রহণ ও সংরক্ষণ করছে । যখন সময় হবে তখন একটা ডাকে তোমরা সকলে ঠিক তেমনিভাবে মাথা তুলে 
দাড়াবে, যেমন করে বৃষ্টির এক পশলা পড়তেই মাটির বুক দীর্ণ করে উদ্ভিদের অংকুর মাথা তুলে দীড়ায়। 
বর্তমানে এ দুনিয়ার জীবনে তোমাদের বিবেক-বৃদ্ধির উপর যে আবরণ পড়ে আছে তা সম্পূর্ণ দীর্ণ হবে, তোমাদের 
জ্ঞানের আলো দিনের মতই উদ্ভাসিত হয়ে উঠবে এবং আজ যে মহাসত্যকে তোমরা মেনে নিতে পারছো না বলে 
অস্বীকার করছো, তখন তা তোমরা নিজেদের চক্ষেই প্রত্যক্ষ করতে পারবে । তখন তোমরা এও জানতে পারবে 
যে, দুনিয়ায় তোমরা কিছুমাত্র দায়িতৃহীন ও শৃগাল-কুকুরের মত বাধা-বিমুক্ত ছিলে না। তোমরা বাস্তবিকই 
দায়িত্বশীল ছিলে । তোমাদের উপর বিশেষ দায়িত্ব অর্পিত ছিল। কর্মফল ভাল বা মন্দ, পুরস্কার ও শাস্তি, আযাব ও 
সওয়াব, জান্নাত ও দোযখ ইত্যাদিকে আজ তোমরা বিশ্বয় উদ্দীপক গল্প-কাহিনী বলে মনে করছো; কিন্তু সেই 
দিন এ সব তোমাদের প্রত্যক্ষ গোচরীভূত মহাসত্যরূপে প্রতিভাত হয়ে উঠবে ৷ সত্যের সাথে শত্রুতা পোষণের 
শাস্তি স্বরূপ তোমাদেরকে সেই জাহান্নামেই নিক্ষেপ করা হবে, যাকে আজ তোমরা অবাস্তব ও অবোধগম্য মনে 
করছো । আর মহান খোদাকে ভয় করে সত্যের পথে প্রত্যাবর্তনকারী লোকেরা তোমাদের চোখের সামনে সেই 
জান্নাতেই প্রবেশ করবে যার কথা শুনে আজ তোমরা বিশ্বয় প্রকাশ করছো । 


চে 


০০০০ 


Nyy 


RLS SSA LLNS TSUSLISILSIAITS 


023৩৩ 


ও 
১2 
রি 


সূরা কাফ.৫০. ৮৮ পারা২৬ 
f Rs ee ৯৯৯০ ৯১৮১৮৯৯৮১৮০ i 


33, ৩০৩8৪ AY ৩5 5 


127 
১৩৩০ (9০১৯) 50 
এবং ভিডি El ভূমিকে এবং কোন 


ডি পর্ণ রত 


করেছি 
i 02 8 EC C3 5 15) 


তাতে EE এবং পর্বতমালা 
করেছি 


2 এত 


৬) ৫৮৯ $ 6০৮৪ 
ও 


প্রত্যেক জন্যে শিক্ষাপ্রদ (এসব কিছু)চক্ষ 
উন্মোচন কারী 


আর আমাদের নিকট একখানি কিতাব রয়েছে যাতে সব কিছু সংরক্ষিত। 
৫. বরং এই লোকেরা তো মহাসত্য যখন তাদের নিকট আসল- সে সময়ই তাকে স্পষ্ট অস্বীকৃতি জানিয়ে দিল। 
এই কারণেই এক্ষণে তারা এই জটিলতার মধ্যে পড়ে আছে। 
৬. সে যাই হোক, এরা কি কখনও নিজেদের উপরে অবস্থিত আকাশমন্তলের দিকে তাকিয়ে দেখেনি কিভাবে 
আমরা তা নির্মাণ করেছি ও সুসজ্জিত-ুবিন্যন্ত করেছি; এবং তাতে কোন ফাক ও ফাটল নেই? 
৭. আর পৃথিবীকে আমরা বিছিয়ে দিয়েছি এবং তাতে পাহাড়সমূহ সংস্থাপিত করেছি ও তাতে সকল প্রকার 
সুদৃশ্যময় উত্ভিদরাজি উদ্ণাত করেছি । 
৮. এই সব কিছুই চক্ষু উন্মোচনকারী ও অতীব শিক্ষাপ্রদ এমন প্রত্যেক বান্দার জন্যে যে (প্রকৃত সত্যের দিকে) 


০71৮5] গে 


৪৩ Sisco DODD 


হু 
নূর ৮৯ পারা২৬ 
সস 
৩৩৩০৩৩৩৫এ-০১৯১৯৮১৯ ১ ৯১৯১৯১২৫৩ ১৯১৯১০৯৯৮১৯ ৯৮৯৯ 


১ পর Z ° এ রর 
ডি 


আমর! এরপর বরকতময় পানি আকাশ থেকে আমরা অবতীর্ণ এবং 


উদগতকরেছি 


করেছি 
3৮ ও |) পা 5 Fl ৫৫ 
"৮৮ ৩ ৬ ১ ৬০০০০/।৩৯ 


পরিপক্ক শস্যাদি 


2/7 #22222 
৬৫৩৩০ #2 
গান 


12 রর রে +242, রদ SE পর 2234 
(৩1১৯০ 5 ৬৩৮৮৪ ১ ১৬ ১০১৯৯ ৩ 
লুতের ভাইয়েরা ও 


৫৮ ৮৮ ¢ 4৫ 


Uo চিত 


৯-১০. আর উর্ধলোক হতে আমরা বরকতপূর্ণ পানি অবতীর্ণ করেছি। পরে তার সাহায্যে বাগান ও কৃষিজাত 
শস্যাদি এবং উচ্চ-উন্নত খেজুর বৃক্ষ সৃষ্টি করেছি, যাতে ফলের সন্তারপূর্ণ ছড়া একটার পর একটা ধরে থাকে। 
১১. এটা বান্দাদের জন্যে রিযৃক দেবার ব্যবস্থা মাত্র। এই পানি-হতে আমরা মৃত জীর্ণ যমীনকে জীবন-দান করে 
থাকি। (মৃত মানুষগুলোর মাটির বুক হতে) আত্মপ্রকাশ করার ব্যাপারটিও এমনিভাবেই সংঘঠিত হবে। 
১২-১৪-এদের পূর্বে নৃহ-এর জাতি, আসহাবে রাস্‌ এবং সামূদ, ‘আদ, ফিরআউন ও লুত-এর ভায়েরা আর 
আইকাবাসী এবং তুব্বা জাতির লোকেরাও অমান্য-অস্বীকারকারী হয়েছে; প্রত্যেকেই রসূলদেরকে অস্বীকৃতি 
জানিয়েছে । আর শেষ পর্যন্ত আমার ধমক তাদের উপর সত্য হয়ে দেখা দিল। 

১৫. আমরা কি প্রথম বারে সৃষ্টি কাজে অসমর্থ ছিলাম? অথচ একটি নতুন সৃষ্টির কাজ সম্পর্কে এই লোকের! 
সংশয়ে পড়ে আছে। 


৫৫৩ ৪৫ ৯১১১৩১৩০৩০১, 


১১২৩ ১০:০০১১ 


2 তে এ 2222 AE s 
০১০৯ bo 5 ৩৩০৯ ৩ ৩৪ ১ 
ভাকে কুমন্ত্রণাদেয় যা জানি এবং মানুষকে আমরা সৃষ্টি নিশ্চয়ই এবং 


] 


৩ el 292 


ভয় দেখানো 


১৬. আমরা মানুষকে সৃষ্টি করেছি। আর তার দিলে নিত্য জাগ্রত কুচিন্তাগুলি (অস্অসাগুলি) পর্যন্ত আমরা জানি। 
আমরা তার গলার শিরা হতে অধিক নিকটবর্তী । 

১৭. (আর আমাদের এই সরাসরি জ্ঞান ছাড়াও) দু'জন লেখক তার ডান ও বাম দিকে বসে প্রত্যেকটি জিনিষ 
লিখে রাখছে। 

১৮. কোন শব্দও তার মুখে উচ্চারিত হয় না যার সংরক্ষণের জন্যে একজন চির উপস্থিত পর্যবেক্ষক মওজুদ না 
থাকে। 

১৯. অতঃপর লক্ষ্য কর, এই মৃত্যু-যাতনা পরম সত্য নিয়ে সমুপস্থিত। এটা তাই যা হতে তুমি পালিয়ে 
বেড়াতেছিলে। 


২০. এর পর শিংগা ফুঁকা হল। এটা সেইদিন যার ভয় তোমাদেরকে দেখান হত। 
১০-৩ 928555০9৯৯৯৯৬৬ 


go 


০ পরপর 55 (৮১ Cb টি পর্ণ পার্ট A 
2০৪৯ ও ৩৪০৩৬১৮৬৩০৩ Lb 
জাহান্নামের মধ্যে বল যবে উপস্থিত আমার কাছে যে 

পকর দুজনে (ছিল) 


2.9% এ L283 27৯ ৫৫5৩ EG AE) 
৬৩1৩১5255১০ A 9৩৩৩ ১৪১০৮ 2৩ 
যে সন্দেহপোষণকারী সীমা লংঘনকারী কল্যাণ প্রবল বাধাদান (য়েছিল) কট্টর প্রত্যেক 
(কাজের) উদ্ধত কাফেরকে 

4 AEA * 51. গর্ত ৮৫ 21 1 ০ 
2 এ চর 2 » 1. w Ade 
80৭৩৩ ও LDC 521 (8 MAE 
৩৯১ ৮ শান্তির. মধ্যে তাকে ভাই EE চপাম ভার রে বানিয়েছিল 

দুজনেনিক্ষেপকর ৮৪ 


২১. প্রত্যেক ব্যক্তি এ অবস্থায় আসল যে ,তার সাথে হাকিয়ে নিয়ে আসার একজন রয়েছে, আর একজন 
সাক্ষ্যদাতা । 
২২. এ ব্যাপারে তুমি তো অসতর্কতার মধ্যে ছিলে । আমরা সে আবরণ সরিয়ে দিয়েছি যা তোমার সামনে 
পড়েছিল । আর আজ তোমার দৃষ্টি খুবই তীক্ষ্মত। 

২৩. তার সঙ্গী নিবেদন করল ৪ এই সেই লোক যে আমার নিকট সোপর্দ করা ছিল ,উপস্থিত হয়েছে। 

২৪. নির্দেশ দেয়া হলঃ “জাহান্নামে নিক্ষেপ কর প্রত্যেক কট্টর কাফেরকে, যে মহাসত্যের প্রতি শত্রুতা পোষণ 
করত; 

২৫. পরম কল্যাণের প্রতিবন্ধককারী ও সীমালংঘনকারী ছিল । ছিল মহা সংশয়ে নিপতিত, 

২৬: আর আল্লাহর সাথে অন্য একজনকে খোদা বানিয়ে বসেছিল । নিক্ষেপ কর তাকে কঠিন আযাবে' । 


- ৩। অর্থাৎ এখনতো তুমি খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ- আল্লাহর নবী তোমাকে যে সবের খবর দিতেন তার সব কিছুই এখানে 
বর্তমান আছে। 


৪। সঙ্গীর অর্থ- যে ফেরেশতা হাকিয়ে নিয়ে যাবে। সেই ফেরেশতা আল্লাহতা'আলার আদালতে পৌছে আবেদন করবে- “এই 
ব্যক্তিকে- যে আমার তত্ত্বাবধানে ছিল-সরকারের হুযুরে পেশ করা হলো”। 


হু হু সু SY 


টি EEE SESE ES ESS SSE ” 
{ 201 252 Zz ৫3৫ ৮5252. তরি | 
ভি dsb ৩ ডর 2১৪১১ ০ ্‌ 
তাকে আমি অবা না আমাদের ' 
কিন্ত ক i বৰ বর রি 
পু পার্প 2.5 রে রণ পার্টি 5 UZ ৯ ACL 
| ৬৬1১৪০5১9৬৪ 9৮2 3 ৩৬ 
4] আমার কাছে ভোমরা ঝগড়া না (আল্লাহ) (অনেক) দূরে গোনরাহীর মধ্যে (নিজেই) 
করো বলবেন সে ছিল 


PIL PALS রণ 2 72 Lr 972 21d 

৩৯2 ০৩৩৫ ৩৪ ৬০৪৮৩ BEI ৪9৩৪ HI 

কথার পরিবর্তন হয় না (খারাপ:পরিণতির) তোমাদের আমিপূর্বে নিশ্চয় এবং 
সতর্কবাণী প্রতি পাঠিয়েছি 


> DTD 


{ বৃ 
॥ A 

৮ IAA তিন 6 > পা রে ত্র রর ৮ ৫ পপ 

Eh ৮৪৩ 0 ADO ১৮৮) AMV ৩1 ৯. (05৬৩ 
|] জহান্রামকে বলব আমরা সেদিন বান্দাদেরকে জুলুনকারী_ আমি না এবং আমারকাছে 
২ 

(2৫ 2 AA NEE LE 7 1২]. 

| 8421 sO ৬2 U2 UW 5 ৩৯৮৬০ ০১৪ | = 
৫] নিকটে আনা এবং আরও (আছে) সে বলবে এবং তুমিপূর্ণ হয়েছ কি J 
৮ ll 


en 


২৭. তার সঙ্গী নিবেদন করল€ £ হে মহান খোদা, আমি একে বিদ্রোহী বানায়নি, বরং এ নিজেই সুদূর গোমরাহীর 
মধ্যে পড়েছিল । 

২৮. জওয়াবে বলা হল $ ‘আমার সামনে ঝগড়া করোনা, আমি তোমাকে পূর্বেই খারাপ পরিণতি সম্পর্কে 
সতর্ককরে দিয়েছিলাম ৷ ৃ 

২৯. আমার সামনে কথা পাল্টানো হয় না। আর আমি আমার বান্দাদের উপর যুলম-নির্যাতনকারী নই" । 


ৰলবেঃ আরও কিছু আছে নাকি৬? ূ 
৩১. আর ওদিকে জান্নাত মুত্তাকীদের অতি নিকটে নিয়ে আসা হবে, তা কিছুমাত্র দূরে অবস্থিত হবে না। 


৫1 এখানে সঙ্গীর অর্থ শয়তান, যে সেই অবাধ্য ব্যক্তির সংগে দুনিয়াতে সংশ্লিষ্ট ছিল। 
৬। এর দুই প্রকার অর্থ হতে পারে। প্রথম- আমার মধ্যে এখন আর অতিরিক্ত মানুষের জন্টে স্থান নেই দ্বিতীয়- যত সংখ্যক 
৯৯ 


' অপরাধীই থাকুক না কেন সকলকে আমার মধ্যে দাও! 
০০০০০০৩১০২০: 


শা শিীীীিটাশি শশা্ীশীশী 


নি 
৩০. সেদিন যখন আমরা জাহান্নামের নিকট জিজ্ঞাসা করবঃ তুমি কি পুরো মাত্রায় ভর্তি হয়ে গিয়েছ? আর তা ৰ 


DD DDD DDD) 


সূরা কাফ.৫ ৯৩ 
দত সত শশা ত৩৩৩১ত 


[৫2522 তে 2 2 722 4 
গু ৮৮০৯ >!) ০০১ CLUES ৩ lus 
র্ত্যাবর্তনকারীর জন্যে তোমাদেরকে ওয়াদা (তাই) বেলা হবে) 


দেওয়া হয়েছিল যার এটা 


1811 


৩৯ টাকে 


9৩27০ LNG HE Eo ep 
আর 


তারা চাইবে তাই) তাদের জন্যে 
ও অর্নেক আও তার মধ্যে (তাই) মি রি 


৩২. বলা হবেঃ এটা তাই যার ওয়াদা তোমাদের নিকট করা হচ্ছিল- এমন প্রত্যেক ব্যক্তির জন্যেই যে খুব বে 

ত্যাবর্তনকারী৭ এবং বেশী সংরক্ষণকারী ছিল”, 

৩৩. যে না দেখা রহমানকে ভয় করত ও যে আসক্ত দিলসহ উপস্থিত হয়েছে। 

৩৪. প্রবেশ কর জান্নাতে পূর্ণ নিরাপত্তার সাথে সেই দিনটি চিরত্তন জীবনের দিন হবে। 

: ৩৫. সেখানে তাদের জন্যে সে সব কিছুই হবে যা তারা চাইবে । আর আমাদের নিকট তা হতেও বেশী অনেক 

কিছুই তাদের জন্যে রয়েছে। 

৩৬. আমরা এদের পূর্বে বহু সংখ্যক জাতিকে ধ্বংস করেছি যারা তাদের চেয়ে অনেক বেশী শক্তিসম্পন্ন ছিল, আর 

দুনিয়ার দেশ সমূহকে তারা ছেকে-লুটে নিয়েছিল। চিন্তা 'কর, তারা কি কোন আশ্রয়-স্থান লাভ করতে 

রা পেরেছিল? 

৭। এর দ্বারা সেইরূপ ব্যক্তি বোঝানো হয়েছে যে অবাধ্যতা ও প্রবৃত্তির লালসা-বাসনার পথ ত্যাগ করে আল্লাহর আনুগত্যের ও তার 

সন্তুষ্টির পথ অবলম্বন করেছে, যে খুব অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে, এবং নিজের সব ব্যাপারে তীর প্রতি রুজু করে। 

্‌ ৮। এর দ্বারা সেইরূপ লোক বোঝানো হয়েছে, যে আল্লাহ্‌র সীমা সমূহের, তার নির্দেশিত কর্তবাসমূহের, তার নিষেধগুলির, তার ন্যান্ত 
করা দায়িত্ব ও আমানতগুলির হেফাযত করে; যে সব সময় নিজে নিজেকে যাচাই করে দেখতে থাকেঃ নিজের কথা ও কাজে কোথাও 

নিজের প্রতিপালক-প্রতুর নাফরমানি তো করছি না? 

৩০৩৫৩০১৮১০০ 


৩১০০১১০০০০৬ 


a ৫ পর ৫ ০ পার্ট / রত {3/2 
৫ চু 25 3. ৩৫৫ ৩ 5 ০85 


এবং দিনের ছয় 


2৮ uz ৮: 52৮ ৮ TAN 25 
৬০৮ স্টিল 2০৮52. ও (৪ ৬ 6 23৯৯) Ep 
প্রশংসাসহ প্রেবিত্রতা এবং তারা বলছে যা উপর সবরকর অতএব ক্লান্তি কোন 


to 23232 A 


8৯৯১৯ 29 


৮ সূৰ্য) পূর্বে 
অস্তের 


LLL 


) 
৩০০০৫৫৩৩৩৫৩ 


৩৭. এই ইতিহাসে অত্যন্ত শিক্ষামূলক সবক রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যার দিল আছে কিম্বা যে খুব 

লক্ষ্য দিয়ে কথা শুনে। | 

৩৮. আমরা পৃথিবী ও আকাশ মন্ডলকে এবং এ দুটির মধ্যে অবস্থিত সমস্ত জিনিষকে ছয় দিনে সৃষ্টি করেছি, কিন্তু 

তাতে কোন ক্লান্তি আমাদের স্পর্শ করেনি । 

৩৯. অতএব হে নবী! যে সর কথাবার্তা এ লোকেরা রচনা করে, সে জন্যে ধৈর্য্য ধারণ কর এবং তোমার খোদার 
. প্রশংসার সাথে তার তসবীহ করতে থাক সূর্যোদয় ও সূর্যাস্তের পূর্বে, 

৪০. আর রাত্রি কালে আবার তসবীহ কর, আর সিজদাবনত হওয়া হতে অবসর গ্রহণের পরও৯। 


স্ব 


কি 


সপ 


সূরা ব্বাফ.৫০ রি 
দিযে তবু 


|, 


শা 22 REL 2 


৮৫ রর 
bl NE ০2 ৩ ৪ 


৫ 5. ১০৪ রী রর 2 তি সু 

৩৬০ 52১৬০ ১৩ এ শিপ ও 

তারা শুনতেপাবে সেদিন নিকটবর্তী “স্থান হতে, nu যে Zz শুন এবং 

ঘোষ 

224 ৫). ১৪2 224 গনি ১৫ ৭ AA 

) (৩৩ ৬৷০ 7১১০, ০০৬, ৩১ ৮ঠে ig 2২৮০৮] 
2 ক উন দিন এটা যথাযথভাবে মহানাদ 

BEAL রর Y 55 পাও তর রণ ৪১ ০ রর ১7৮ 

০০ ox LL 5 ৮৮ 2 ও 

বিদীর্ণ হবে ১৮১ আমাদের এবং মৃত্যুদেই এবং জীবন 

দিকেই দেই 

ূ 22. 3d 2৫ ৮ টে 2 ৩৩ 
খুবই সহজ আমাদের সমাবেশকরা এই ব্যস্তভাবে মানুষ তাদের ভিতর পৃথিবী 

উপর ৰেরহবে হতে 


১৮5 ০১০ ০০ ULL ৮৩৩ 
আমার সতকীকিরণকে ভয়করে (তাকে) কুরআনের” , সুতরাং 
যে সাহায্যে উপদেশদাও 


৪১-৪২. আর শোন, যেদিন ঘোষণা দানকারী (প্রত্যেক ব্যক্তির) নিকট হতেই ডাক দেবে১০, যেদিন সমস্ত মানুষ 

হাশরের ধ্বনি যথাযথ শুনতে থাকবে, তা ভূগর্ভ হতে মৃতদের আত্মপ্রকাশ লাভের দিন হবে। 

8৩-৪৪. আমরাই জীবন দান করি, আমরাই মৃত্যু দিই। আর আমাদের নিকটই সেদিন সকলকে প্রত্যাবর্তন 
_ করতে হবে, যখন পৃথিবী দীর্ণ-বিদীর্ঘ হবে, আর লোকেরা তার ভিতর হতে বের হয়ে দ্রুততার সাথে পালিয়ে 

যেতে থাকবে । এই একত্রিতকরণ আমাদের জন্যে খুবই সহজ । 

৪৫. হে নবী! যে সব কথাবার্তা এই লোকেরা রচনা করে সেগুলোকে আমরা ভাল করেই জানি। আর তোমার 


কাজ জোরপূর্বক তাদের দিয়ে মানিয়ে নেয়া নয়। তুমি শুধু এই কুরআনের সাহায্যেই এমন প্রত্যেক ব্যক্তিকে 
উপদেশ দাও যারা আমার সতকীকিরণকে ভয় করে । 


১০) অর্থাৎ যে ব্যক্তি যেখানেই মৃত্যু-প্রাপ্ত হবে বা পৃথিবীতে যেখানেই তার মৃত্যু ঘটেছিল সেখানেই খোদার ঘোষণাকারীর আওয়াজ 
পৌছাবেঃ ওঠো, নিজের হিসাব দেওয়ার জন্য নিজের প্রভুর কাছে চলো । এ শব্দ এমন ধরনের হবে যে, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে 
মানুষ জীবিত হয়ে উঠুক না কেন সে অনুভব করবে ঘোষণাকারী যেন কোথাও তার নিকট থেকেই তাকে আহ্বান করেছে। 


৩০৩০০ ০০০০০ 


আযৃ-যারিয়াহ.৫১ - ৯৬ ৃ পারা২৬ 
CAO ASCO COT CE oD TT SD TD TDSC Aa Ce Dw ০৯১১৯১১৯৯১১ 


নামকরণ $ সূরাটির প্রথম শব্দ ৬) -কেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। এর তাৎপর্য হ'ল এই, 
এ সেই সূরা যার সূচনা ‘আয-যারিয়াহ্‌'শব্দ দিয়ে হয়েছে। 

নাযিল হওয়ার সময়-কালঃ সূরার বিষয়বস্তু ও বর্ণনাভংগী দেখে স্পষ্ট মনে করা যায় যে, এ সূরাটি 
নাযিল হয়েছিল সে সময়ে যখন নবী করীম (সঃ)-এর তওহীদী দা'ওআতের প্রতিক্রিয়াস্বরূপ অমান্যতা, ঠাট্রা- 
বিদ্রুপ, মিথ্যা দোষারোপ ও অভিযোগ করে খুব প্রবলভাবে তার বিরুদ্ধতা করা হচ্ছিল; কিন্তু যুল্ম ও জোর- 
জবরদস্তি বা শক্তি প্রয়োগ তখনও শুরু হয়নি। এ কারণে মনে হয়, যে সময়ে সূরা “কাফ' নাযিল হয়েছিল এ 
সূরাটিও নাযিল হয়েছিল ঠিক সেই সময়। 


বিষয়বস্তু ও মূল বক্তব্য £ এ সূরাটির প্রধান অংশে পরকাল সম্পর্কে আলোচনা করা হয়েছে । আর 
শেষের দিকে তওহীদের দা'ওআত পেশ করা হয়েছে। সে সংগে লোকদেরকে এ বিষয়েও সতর্ক করে দেয়া 


হয়েছে যে, নবী-রসূলগণের কথা অমান্য করা ও নিজেদের জাহেলী ধ্যান-ধারণার উপর অবিচল হয়ে থাকার নীতি 
যারাই অবলম্বন করেছে, তাদের সকলের পরিণতিই অত্যন্ত খারাপ হয়েছে। 
এ সূরার ছোট ছোট ও তাৎপর্যপূর্ণ বাক্যসমূহে পরকাল সম্পর্কে যা কিছু বলা হয়েছে তা এই যে, মানব জীবনের 
পরিণতি-পরিণাম পর্যায়ে লোকদের বিভিন্ন ও পরস্পর বিরোধী আকীদা রয়েছে । আর এটাই অকাট্যভাবে প্রমাণ 
করে যে, এর কোন একটা আবীদাও সুস্পষ্ট জ্ঞান এবং বৈজ্ঞানিক তথ্যের উপর তিত্তিশীল নয়। বরং প্রত্যেকেই 
অনুমান ও ধারণা-কল্পনার ঘোড়া দৌড়িয়ে নিজস্বতাবে যে মত বা ধারণাই রচনা করে নিয়েছে তাকেই তারা 
তাদের স্থায়ী আকীদা বানিয়ে নিয়েছে। কেউ মনে করেছে, মৃত্যুর পর কোন জীবন হবে না। কেউ মৃত্যুর পর 
জীবন আছে বলে বিশ্বাস করলেও তা করেছে জন্মান্তরবাদরূপে । কেউ পরকালীন জীবন ও শাস্তি-পুরক্কার হবে 
বলে মানলেও কর্মের কুফল হতে রক্ষা পাওয়ার জন্যে নানা প্রকারের-উপায় উদ্ভাবন করে নিয়েছে । অথচ 
পরকালীন জীবন সম্পর্কে কোন ভূল ধারণা পোষণ করার পরিণতিতে সমগ্র জীবনটারই ভুলপূর্ণ হয়ে যাওয়া এবং 
তার ভবিষ্যৎ চিরকালের তরে বিনষ্ট ও বরবাদ হয়ে যাওয়া অবশ্যন্তাবী। এ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক সমস্যা- 
সংক্রান্ত ব্যাপার । অকাট্য জ্ঞান ছাড়াই নিছক ধারণা-অনুমানের ভিত্তিতে কোন একটিকে নিজের আকীদা বানিয়ে 
৷ নেয়া একটা মারাত্মক নিরুদ্ধিতা ছাড়া আর কিছুই নয়। এর পরিণামে একটা বিরাট ভুল ধারণায় নিমজ্জিত হয়ে 
। সমস্ত জীবন জাহেলী অসতর্কতার মধ্য দিয়ে অতিবাহিত করে দেয় এবং মৃত্যুর পর সহসা এমন একটা অবস্থার . 
সম্মুখীন হয়ে পড়া অনিবার্য, যার জন্য সে কখনই এক বিন্দু প্রস্তুতিও গ্রহণ করেনি । এরূপ ব্যাপারে সঠিক ও 
নির্ভুল মত গ্রহণে একটিমাত্রই উপায় হতে পারে; তা এই যে, পরকাল পর্যায়ে আল্লাহর পক্ষ হতে তার নবী যে 
জ্ঞান মানুষকে দেন, সে বিষয়ে গুরুত্ব ও গভীর মনোযোগ সহকারে চিন্তা-বিবেচনা করবে, পৃথিবী ও উর্ধ্বলোকের 
ব্যবস্থা ও নিয়ম-কানুন এবং স্বয়ং নিজের অস্তিত্ব ও সত্তার উপর উদার-উন্মক্ত দৃষ্টি নিক্ষেপ করবে এবং যাচাই 
করে দেখবে যে, এ জ্ঞানের নির্ভুল হওয়ার সাক্ষ্য চতুর্দিক হতে পাওয়া যায় কি না? এ প্রসংগে বাতাস ও বৃষ্টি- 
ব্যবস্থা, ভঁ-গঠন-প্রকৃতি ও তাতে অবস্থানরত সৃষ্টিকুল, মানুষের নিজের আত্মা ও সত্তা, আকাশমন্ডলের সৃষ্টি, আর 
দুনিয়ার সমস্ত জিনিস জোড়ায় জোড়ায় বানানোকে পরকালের সাক্ষ্য ও প্রমাণ হিসাবে পেশ করা হয়েছে। উপরস্তু 
মানব-ইতিহাস হতে দৃষ্টান্ত পেশ করে বলা হয়েছে যে, বিশ্বলোক-সায্রাজ্যের প্রকৃতি প্রতিশোধ গ্রহণের একটা 
অমোঘ ও সদা কার্যকর বিধানের অনিবার্য কার্যকরিতার দাবীদার ৷ 


সুরা আয্-যারিয়াহ.৫১ টড 


OO 


RES EE ESS SSS SS SSS SS ১১ 
এর পর খুবই সংক্ষিপ্ত ভংগিতে তওহীদের দা'ওআত পেশ করা প্রসংগে বলা হয়েছে যে, তোমাদের সৃষ্টিকর্তা 
তোমাদেরকে অন্যদের দাসত্-বন্দেগী করার জন্যে নয়, তার নিজের বন্দেগী করার উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। 
তিনি তোমাদের নিজেদের বানিয়ে নেয়া কৃত্রিম মা'বুদগুলোর মতো নন। এরা তো তোমাদের নিকট ভোগ চায়। 
তোমাদের সাহায্য ছাড়া এদের খোদায়ী বা উপাস্যতা চলতে পারেনা । কিন্তু মহান সৃষ্টিকর্তা এমন মা'বুদ যিনি 
নিজেই সকলের রিযৃকদাতা। তিনি কারও নিকট হতে রিয্‌ক পাওয়ার মুখাপেক্ষী নন, তার খোদায়ী প্রভুত্ব- 
সার্বভৌমত্ব, তার নিজের শক্তির বলেই প্রতিষ্ঠিত, সদাকার্যকর ও চলমান । 

এ প্রসংগে আরও বলা হয়েছে যে, নবী-রসূলগণের বিরুদ্ধতা যখনই করা হয়েছে, তা কোন বিবেকসম্মত ভিত্তির 
উপর করা হয়নি, করা হয়েছে জিদ, হঠকারিতাও জাহেলী অহংকার-আত্মন্তরিতার দরুন । আলোচ্য সময়ে হযরত 
মুহাম্মদ (সেঃ)-এর বিরুদ্ধতা করার মূলেও এ কারণই নিহিত রয়েছে। সীমালংঘণ ও অতিরিক্ত বাড়াবাড়ির প্রকৃতি- 
প্রবৃত্তি ছাড়া এর মূলে আর কিছুই নেই। অতঃপর হযরত মুহাম্মদ (সঃ) কে হেদায়াত দেয়া হয়েছে যে, এসব 
দান্তিক ও সীমালংঘনকারী লোকের প্রতি ভ্রক্ষেপমাত্র করো না। স্বীয় দা'ওআত ও উপদেশ-নসীহত দানের কাজ 
অবিচল ও নিরন্তরভাবে করে যাও। কেননা, তা তাদের জন্যে কল্যাণকর হোক আর নাই হোক, ঈমানদার 
লোকদের জন্য তা বড়ই কল্যাণকর ৷ কিন্তু যে সব যালেম নিজেদের বাড়াবাড়ি ও বিদ্রোহাত্বক ভূমিকার উপর 
অবিচল হয়ে থাকবে, তাদের সম্পর্কে স্বরণীয় যে, ইতিপূর্বে যারাই এ আচরণ নীতি অনুসরণ করে চলেছে তারা 
নিজেদের ভাগের প্রাপ্য আযাব পুরাপুরি পেয়েছে। আর এখানকার লোকদের ভাগের আযাবও তাদের জন্যে প্রস্তুত 
হয়ে আছে। 


৮০ শী mma ana tata tte Ete Eo toto স্পা পপ্পো পপ পপ সপ 


০১১২০১৫০৯১১ 


পিল 22 


০ ৩৯৯১২১০৬০ (০1). 
৬০২ 
ক্কু. সুরা (৫১) 


১. শপথ সেই সব বাতাসের যা ধুলাবালি উড়াবার কাজ করে, . 

২. পরে পানি-ভরা মেঘমালা বহন করে, 

৩, পরে দ্রুত গতিশীলতার সাথে প্রবহমান । 

৪. পরস্তু তা একটি বড় জিনিসের (বৃষ্টির) বন্টনকারী। . 

৫. সত্য কথা এই যে, তোমাদেরকে যে জিনিসের ভয় দেখানো হচ্ছে তা নিশ্চয় বাস্তব ও যথার্থ । 
৬. কর্মের প্রতিফল অবশ্য অবশ্যই হবে১। 

৭. শপথ ভিন্ন ভিন্ন আকৃতি-রূপ-সম্পন্ন আকাশের । 


১। এই কথার জন্যই শপথ করা হয়েছে। শপথের মর্ম হচ্ছে- যে অতুলনীয় শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার সংগে সৃষ্টির এই বিরাট মহান 

ব্যবস্থা তোমাদের চোখের সামনে চলেছে, এবং যে জ্ঞান-কৌশল ও বিচক্ষণতা এর মধ্যে-সুস্পষ্টরূপে কার্যকরী দেখতে পাওয়া যাচ্ছে ভা. 
এই সত্যের সাক্ষ্য দান করে যে- এ জগৎ এমন কোন উদ্দেশ্যহীন ও অনর্থক খেলাঘর নয়, যার মধ্যে লক্ষ লক্ষ ও কোটি কোটি বছর 

ধরে এক মন্তবড় খেলা এমনিই আপনা-আপনি উদ্দেশ্যহীন ভাবে চলে আসছে। বরং প্রকৃতপক্ষে এ এক পরিপূর্ণ জ্ঞান ও কৌশলময় . 
ব্যবস্থাপনা যার মধ্যে এটা সম্ভব নয় যে মানুষকে পৃথিবীর বুকে ক্ষমতা দিয়ে শুধু এমনিই ছেড়ে দেয়া হয়েছে এবং কখনো তার কাছ 

থেকে এ হিসাব গ্রহণ করা হবে না যে- এই ক্ষমতা ও অধিকারগুলি সে কিভাবে প্রয়োগ করেছে। 


1২১১৯১০৯৯২৯ ২১৩ ১ ODOT! 


রা 


০ ৮2. WM ডে ০৮০১৪ 
যারা 


12772 ৫০ ৫ রর EA 
1৩১ ১2555 1৯১০১ ০ ৩০৩৪ ১) ৮ (১ Ay 
. এটা তোমদেরবিপর্যয়ের (বলাহবে) উত্তপ্ত করা আগুনের উপর তাদেরকে (সেদিনহবে) 

তোমরাহ্থাদনাও যেদিন 


৮. (পরকাল সম্পর্কে) তোমাদের কথাবার্তা পরষ্পর বিভিন্ন২। 
৯. উহা মেনে নিতে কেবল সে লোকই অপ্রস্তুত হয় যে প্রকৃত সত্য হতে বিমুখ । 

১০. ধারণা ও অনুমানের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণকারী লোকেরা ধ্বংস হয়েছে। 

১১. তারাই মূর্থতায় নিমজ্জিত ও চরম গাফিলতিতে বিভোর হয়ে আছেও। 

১২. তারা জিজ্ঞাসা করে, সেই প্রতিফল দানের দিনটি কখন আসবে? 

১৩. তা আসবে সেদিন, যখন এই লোকদেরকে আগুনে উত্তপ্ত করা হবে। 

১৪. (তাদেরকে বলা হবে) এখন স্বাদ গ্রহণ কর নিজেদেরই বিপর্যয় ও আযাবের । এটাতো সেই জিনিষই যার 
জন্যে তোমরা তাড়াহুড়া করতেছিলে৪। 


২। অর্থাৎ আকাশে মেঘমালা এবং তারকাগুচ্ছের আকার যেরূপ বিভিন্ন প্রকার দৃষ্ট হয় ও তাদের মধ্যে সাদৃশ্য পাওয়া যায় না, সেইরূপ 
পরকাল সম্পর্কে তোমরা বিভিন্ন প্রকার কথা বলে চলেছ, এবং প্রত্যেকের কথা অন্যের কথা থেকে ভিন্ন । তোমাদের উক্তির এই 
বিভিন্নতা স্বত্বঃই এই ব্যাপার প্রমাণ করে যে- অহী (প্রত্যাদেশবাণী) ও রেসালত নিরপেক্ষ হয়ে মানুষ যখনই নিজের ও এই দুনিয়ার 
পরিণাম সম্পর্কে কোন রায় কায়েম করেছে, তখন তারা জ্ঞানের ভিত্তি ছাড়াই তা করেছে। নতুবা, মানুষের কাছে এই বিষয়ে যথার্থ 
পক্ষে যদি প্রত্যক্ষ জ্ঞানের কোন উপায় থাকতো তবে এত বিভিন্ন পরস্পর-বিপরীত মত-বিশ্বাসের সৃষ্টি হতো না। 

৩। অর্থাৎ নিজেদের এই ভ্রান্ত অনুমান সমূহের কারণে তারা কোন্‌ পরিপামের দিকে অগ্রসর হয়ে চলেছে- সে সম্পর্কে তাদের কোন 
জ্ঞানই নেই। প্রকৃত কথ! পরকাল সম্পর্কে ভ্রান্ত রায় কায়েম করে যে পথই অবলম্বন করা হয়েছে তা ধ্বংসের দিকেই নিয়ে যায়। 

৪। “সেই প্রতিফল দিবস কবে আসবে?”-_ কাফেরদের এই প্রশ্নের মধ্যে স্বতঃই এই অর্থ নিহিত ছিল যে- “সেদিন আসতে বিলম্ব হচ্ছে 
কেন? যখন আমরা তা অস্বীকার করছি এবং তা অস্বীকার করার শান্তি যখন আমাদের জন্য অবশ্যন্তাবী তখন সে শাস্তি শীঘ্ব এসে 
যাচ্ছেনা কেন?” 


55525522১১৯ 


সু পুত হুক 


উর TE EE RE Se EEN TR Soe 


সা 


RAAT TSS 


(অংশ) 


LIP 2 রি 5০ নতি পর্ণ ও পার্ট তত 


10 Osx (১ ১৫9 URE 


ক্ষমাপ্রার্বণা করত তারা রাতের শেষপ্রহরে এবং তারা নিদ্রাযেত যাতে 


2222 রত 


21 ঠা (টি 3 2 ৩2১১৮ 5 


১৫. অবশ্য মুত্তাকী লোকেরা সেদিন বাগ-বাগিচা ও ঝর্ণাধারা সমূহের পরিবেষ্টনে অবস্থান করবে । 

১৬. তাদের রব তাদেরকে যা কিছুই দেবেন, তা তারা সানন্দে সোৎসাহে গ্রহণে নিরত হবে । তারা সে দিনটির 
আগমনের পূর্বে সদাচারী ও ন্যায়-নিষ্ঠ ছিল। 

১৭. তারা রাত্রিতে খুব কম সময় শয়ন করত । 

১৮. এবং তারা রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত ৷ 

১৯. আর তাদের ধন-মালে প্রার্থনাকারী ও বঞ্চিতদের জন্যে স্বত্ব ও অধিকার ছিল। 

২০. পৃথিবীতে বিপুল সংখ্যক নিদর্শনাদী রয়েছে দৃঢ় প্রত্যয় গ্রহণকারী লোকদের জন্যে । 

২১. আর স্বয়ং তোমাদের নিজেদের সম্তায়ও। তোমরা কি কিছুই উপলব্ধি করতে পার না? 


৫1 অন্য কথার, একদিকে তারা নিজেদের প্রভুর হক জানতো ও তা পালন করতো এবং অন্য দিকে বান্দাহদের সাথে তাদের ব্যবহার 
ছিল এরূপ যে, যা কিছু আল্লাহতা*আলা তাদের দিয়েছিলেন তা কম হোক বা বেশী হোক তারমধ্যে তারাকেবল নিজেদের এবং নিজেদের 
সস্তান-সত্ততিদের হক আছে বুঝতো না, বরং তাদের এ অনুভূতি ছিল যে- আমাদের এই সম্পদের মধ্যে খোদার সেরূপ প্রত্যেক 
বান্দাহর হক আছে যে সাহায্য পাবার উপযুক্ত । 


সূরা আযৃ-যারিয়াহ.৫১. ১০১ 


পি LAL AES ALAA 
Hl ০৯ ৬ Ley এ হর 2 
আকাশের রবের শপথ অতএব তোমাদের ওয়াদা যা এবং তোমাদের জীবিকা উর্জগতের সর ই 
দেওয়াহয়েছে 


886 68 ০০ হট ০2০5 


EH 
(হেনৰী) কথাবার্তা বল তোমরা যেমন (তার) সত্য অবশ্যই তা পৃথিবীর ও 
কি. মত 


22 A পাতি তাও 22519 24 ই রণ (id 
9০১ ১] OUI 9১৮৮ ১৪৫০ ৬৯৯ Sl 
১ যখন (যারাছিল বড়) ইবরাহীমের মেহমানদের বৃত্তান্ত তোমারকাছে 
€ 


এসব) সালাম (ইবরাহীম) সালাম 
(মনেহচ্ছে লোকজন (বর্ষিত হউক) বলল (বর্ষিত হউক) বলল 


92% রি ১ রে পারি 

ভাতে en রি 03 পি 10 4৫5 
পরিচিত 
) 


২২. আকাশমন্ডলেই রয়েছে তোমাদের জীবিকা এবং সেই জিনিষ যার ওয়াদা তোমাদের নিকট করা হচ্ছেউ। 
২৩. অতএব শপথ আকাশমন্তল ও পৃথিবীর স্বত্বাধিকারীর। এটা পরম সত্য- এমনই দৃঢ় প্রত্যয় পূর্ণ যেমন 
তোমাদের বাকস্চুর্তি। 
করুকুঃ২ _ 
২৪. হে নবী, ইব্রাহীমের সম্মানিত অতিথিদের কাহিনী তোমার নিকট পৌছেছে কি? 


২৫. তারা যখন তার নিকট পৌছল তখন বললঃ তোমার প্রতি সালাম । সে বললঃ তোমাদের প্রতিও সালাম; মনে 
হচ্ছে তারা অপরিচিত লোক । 


2৩5255২2252 ১১১১৯৮৯৬১৯৯ 


পু DT DT OT ACCU CEES 


৬। এখানে আসমানের অর্থ উর্ধ্ব জগৎ। রিযৃকের (জীবিকা) অর্থ- সেই সব কিছু যা পৃথিবীতে মানুষের জীবনধারণ করার ও কাজ 
করার জন্য দেয়া হয়। এবং যে জিনিসের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে- এর অর্থ কিয়ামত ও পুনরুথান, হিসাব ও কৃতকর্মের বিচার ও |] 
কৈফিয়ত তলব, শাস্তি ও পুরক্কার, হবর্গ ও নরক-সমন্ত আসমানী কিতাবে যে সবের সংঘটনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং কুরআনেও ' | 
প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। আল্লাহর এরশাদের অর্থ হচ্ছে- তোমাদের কাকে দুনিয়াতে কি দেয়া হবে উত্ধ্ম জগৎ থেকেই তার সিদ্ধান্ত হয়ে Y 
থাকে, এবং তোমাদের বিচারের ও কর্মফল দানের জন্যে কবে তোমাদের আহ্বান করা হবে তার সিদ্ধান্তও সেই উর্ধজগৎ থেকেই ] 
হবে। 

৭। পূর্বাপর প্রসংগ দৃষ্টে এই ব্যাক্যাংশের দুই প্রকার অর্থ হতে পারে। প্রথম-/হযরত ইবরাহীম (আঃ) নিজে মেহমানদের বলেনঃ ৃ 
“আপনাদের সংগে এর পূর্বে কখনো পরিচয়ের সম্থান লাভ ঘটেনি, আপনারা সম্ভবতঃ এই এলাকায় নৃতন তশরীফ এনেছেন” । দ্বিতীয়- Y 
তাদের সালামের উত্তর দিয়ে হযরত ইবরাহীম (আঃ) স্বগত নিজের মনে বলেন অথবা অতিথিদের ভোজের ব্যবস্থা করতে অন্দরে যেতে |] 
যেতে নিজের খাদেমদের উদ্দেশ্যে বলেনঃ এঁরা অচেনা লোক, এর পূর্বে কখনো এই এলাকায় এই ধরনের স্ম্্রম ও মর্যাদা বাঞ্জক চেহারা 

ও চালচলন-বিশিষ্ট ব্যক্তিদের দেখা যায়নি। | { 
উহু হুক হু 


ROC NN NE EOE BEI ২ 
TT OP DDE 4৩5০525525525252525-5 DTT TTT 


কু 


FY 


বি 


সপ 


৩৩০৩৩ সী ৩৬০১ ০১১০১৮০০০০৭ 


271৫ 5১০৫ G27 ভার LI AAA 
1৯3 শু (2১৪৮ ১৯৯৮ ১ 5 ৯৪ রত ৮১০ 

বন্ধ্যার (এই) বলল এবং (নিজের) চাপড়াল এরপর “চিৎকার 
(সম্তান হবে!) বৃদ্ধা গালে 


/ 2 2 পা 44৫ / Ard 2 
EA LA HH 25 ৮৬৬০ ০ vo) 
জানেন প্রজ্ঞাময় তিনিই নিশ্চয় তোমার রব বলেছেন এরূপই 
তিনি 


২৬-২৭. তার পর সে গোপনে তার স্ত্রীর নিকট গেল এবং একটা মোটাতাজা (কষা) বাছুর এনে অতিথিদের 
সামনে রাখল এবং বললঃ তোমরা খাচ্ছ না কেন? 

২৮. তারপর সে তাদের সম্পর্কে মনে মনে ভয় পেল। তারা বললঃ ভয় পেয় না, ও তাকে এক শুণ-সম্পন্ন পুত্রের 
জন্মের সুসংবাদ” দান করল । 
২৯. এ শুনে তার স্ত্রী চিৎকার করতে করতে সামনে আসল এবং আপন গাল চাপড়িয়ে বলতে লাগল- এই বৃদ্ধা, 
বন্ধ্যার*? 

৩০. তারা বললঃ “তোমার রব এটাই বলেছেন । তিনি বিজ্ঞ ও সবকিছু জানেন । 


হিপ ৩৮52৩525252 


৮। সূরা হুদে পরিষ্কার ব্যক্ত করা হয়েছে- এ ছিল হযরত ইসহাক (আঃ) এর জন্ম লাভের সুসংবাদ । 

৯। অর্থাৎ একেতো আমি বৃদ্ধা, তার উপর বন্ধ্যা। এখন আমার হবে সন্তান? বাইবেলের বর্ণনানুযায়ী সে সময় হযরত ইবরাহীমের 
(আঃ) বয়স ছিল একশত বৎসর, এবং হযরত সারার বয়স ছিল নব্বুই (জন্মবৃত্তান্ত -১৭-১৮)। 

ইহ হু তত 


[ত 


J 


সূরা আয্-যারিয়াহ.৫১ ১০৩ 


৫৫৩৩৬৫৫৩৩5 DINARS SESS 


ৰ ARE 3s 22 
LBs ৩ ১১২০০ 


ডি 


>) 


১০১25252525 


পর্ণ 2 222 Aid রর ০ bd 2 2 w 
C > * + 
শু (০:১৮ SD) ME ais OU 


Pel wR fafa 


যারা 
ৰ 2 ৫৯০ তে পেত 
48 ঃ | 2 ঞ১ ৩৯১ 
আমরা এবং মুসলমানদের এ ব্যতীত তারমধ্যে আমরা পেয়েছি 
FEA 


সেখানে 


৩১. ইবরাহীম বলল £ হে খোদা-প্রেরিত লোকেরা আপনারা কোন অভিযানে এসেছেন? 
৩২. তারা বললঃ আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি ১০। 

৩৩. যেন তাদের উপর পাকা মাটির পাথর বর্ষণ করি, 

৩৪. যা আপনার খোদার সীমালঙ্গনকারী লোকদের জন্যে চিহিত হয়ে আছে১১। 

৩৫. পরে আমরা১২ সে. সব লোককেই বের করে নিলাম যারা এই জনপদে মু'মিন ছিল, 
৩৬. এবং আমরা সেখানে একটি ঘর ছাড়া মুসলমানদের আর কোন ঘর পেলাম না। 
৩৭. এরপর আমরা সেখানে শুধু একটি নিদর্শন১৩ সে লোকদের জন্যে রেখে দিলাম যারা অত্যন্ত পীড়াদায়ক 
আযাবকে ভয় করে। | 

১০ অর্থাৎ লূতের (আঃ) জাতি । তাদের অপরাধ এতদূর বৃদ্ধি পেয়েছিল যে, মাত্র “অপরাধী জাতি”-এই শব্দটি বলা কোন্‌ জাতির 
সম্পর্কে বলা হচ্ছে তা বোঝার জন্য যথেষ্ট ছিল। 


১১ অর্থাৎ প্রত্যেক প্রস্তর খন্ডটিকে আপনার প্রভুর পক্ষ থেকে চিহ্নযুক্ত করে দেয়া হয়েছিল যে- কোন্টি কোন্‌ অপরাধীর মস্তক চূর্ণ 
করবে। 


১২। হযরত ইবরাহীমের (আঃ)- কাছ থেকে ফেরেশতাগণ কিভাবে হযরত লূত (আঃ)-এর কাছে পৌছেছিলেন এবং সেখানে তাদের ও 
লূত (আঃ)-এর কওমের মধ্যে কি সব ব্যাপার ঘটেছিল সে কাহিনী মাঝে বাদ দেয়া হয়েছে। 

১৩। ‘একটি নিদর্শন'- এর অর্থ মরু সাগর (09890 392) আজও যার দক্ষিণ অঞ্চলে এ বিরাট ধ্বংসের নিদর্শনসমূহ বর্তমান আছে। 
2 LORETTA 


৩ 


ছ 


¢ 


হু হু হু 


পন. 


2 স্পা ডি 1 রো 
৪) ৩)৮০০ sl ১০ 

উন্মাদ অথবা (সে একজন 
(জিনআশ্রিত) যাদুকর 


৯ G23 জে uw? . 21 হর্ন ৫৮ ১৪ ৮ Al AE 
AoA 3 AY > ৮১৯৯ ৯ 2৩৩১৯ 


সে. এবং সূত্রের মধ্যে তাদের আমরা এরপর তার সৈন্যদেরকে ও তাকে অবশেষে 


z te 2 ন DME LAA AA 5 / Ee 
এ is) 2) 7৫2০ ১ > এ 
পর আমরা এবং 

শি বছ অল উদ অহ সদ টি ত এ 


RATE 


CASA SATA CSC ECO CCC DDD ১০১০০০০০০০৬ 


2 7 রর ৮৮ 55 “ft 
৪৬: ৬৩ 1 প্র ০৪ ০১ ১৮৮০৪ ১ | 
ঞ যখন সামুদজাতির মধ্যে এবং 
একটা, 5 Ca ১৬১১ 


বিশ 


৩৮. আর (তোমাদের জন্যে নিদর্শন রয়েছে) মূসার কাহিনীতে। আমরা যখন তাকে সুস্পষ্ট সনদসহ ফিরাউনের 
নিকট পাঠালাম১৪। 

৩৯. তখন সে নিজের শক্তি-সামর্থের উপর নির্ভর করে ঘাড় ঘুরায়ে থাকল এবং বললঃ এ লোক যাদুকর কিন্বা 
জিন-আশ্রিত। | 

৪০. শেষ পর্যন্ত আমরা তাকে ও তার সৈন্য-সামন্তকে পাকড়াও করলাম এবং সকলকেই সমুদ্রে নিক্ষেপ করলাম। 
আর তারা উপেক্ষিত ও তিরষ্কৃত হয়ে থাকল । 

৪১-৪২. আর (তোমাদের জন্যে নিদর্শন রয়েছে) আদ জাতির ঘটনায়। আমরা যখন তাদের উপর এমন 
অকল্যাণময় বায়ূ-প্রবাহ পাঠালাম যা যে জিনিষের উপর দিয়েই চলে গেছে, তাকেই ছিন্ন-ভিন্ন ও চ্ণ-বিদূর্ণ করে 
দিয়েছে। 


০০৩০১ 


Cad Kad DS Oo do Be fl 


COUT TD PTTL 


৩৩২৩২০০৩4৩৩ 


J 
J ৪৩. এবং (তোমাদের জন্যে নিদর্শন রয়েছে) সামূদ জাতির ঘটনায়, তাদেরকে যখন বলা হয়েছিল যে একটা 
/|. নিৰ্দিষ্ট সময় পর্যন্ত সুখ ভোগ করে নাও । Y 
১৪। অর্থাৎ এরূপ স্পষ্ট মুজেযা ও এরূপ উন্মুক্ত নিদর্শনসমূহ পাঠিয়েছিলাম যার ছারা এ ব্যাপারে সন্দেহাতীত ছিল যে, তিনি Y 
Y আসমান-যমীনের স্রষ্টার পক্ষ থেকে নিযুক্ত হয়ে এসেছেন। 3 


> 


1 


সেভ EET 
উল্টা 


ES CAERLEON ENCE 
(৩৬৬৩২১১১০২০ 


টি 2 2 দে 2 
রি তারাছিল না আর উঠেদাড়াতে ০০৮০৮০৮% 


৫)* 
$ NN 
শে be) 
বৃ \ 
৫৬ 
তি 
তর 
১ 
6. 
১৮৪২ 
১৮ 


PAELLA পরা 5 28d রে ৫ 2A 2 ন 
চেন ane উ 5 ১ ডি হু ঃ 


1১৮৫ 
ভূমিকে এবং সম্প্রসারণকারী অবশ্যই আমরা এবং (নিজের) তা আমরাসৃষ্টি আকাশনন্ডল এবং 
- নিশ্চয় ক্ষমতাবলে করেছি 


2%, w 2 ৩ ৮৫ ৫724 12. ৫2 ৮1 224৫ 
508০8 ৩225 ৩১৩৪৮] পে ১ 
বস্তুকে প্রত্যেক এবং সমতলকারী _কতইন। আর তা আমরা বিছিয়ে 


(আমরা) উত্তম দিয়েছি 


88. কিন্তু এই সতর্ক-সংকেতের পরও তারা তাদের খোদার বিধানের পরিপন্থী আচরণ করেছিল । শেষ পর্যন্ত 
তাদের উপর তাদের চোখের সামনে দেখতে দেখতে এক আকস্মিক আযাব চেপে বসল। 
৪৫. অতঃপর না তাদের উঠবার শক্তি ছিল, না তারা আত্মরক্ষা করতে সক্ষম ছিল। 

৪৬. আর এ সবের পূর্বে আমরা নৃহের সময়কার লোকদেরকে ধ্বংস করেছি, কেননা তারা ফাসেক লোক ছিল। 
কুকু-৩ 

৪৭. আকাশমন্ডল আমার নিজের শক্তি-বলে সৃষ্টি করেছি। আর আমরাই সে শক্তি রাখি১৫। 
৪৮. ভূঁ-পৃষ্ঠকে আমরাই বিস্তীর্ণ করে বিছিয়েছি। আর আমরা উত্তম সমতল রচনাকারী ৷ 
৪৯. আর প্রত্যেকটি জিনিসেরই | 


7° 
১5752522225, EEE DT DD >> 


৫৫৩৩০ 


১৫। মূল শব্দগুলো হঙ্ছে৬/১*--৯) ০১1 ১- ₹৮১*এর অর্থ শক্তিমান ও ক্ষমতাশালীও হতে পারে এবং প্রসারকারীও হতে পারে। প্রথম ' 
অর্থ অনুসারে এরশাদের মর্ম হচ্ছে- এ আসমান আমি কারুর সাহায্যে নয় বরং নিজের শক্তিতে সৃষ্টি করেছি । আর এর সৃষ্টি আমার 
ক্ষমতার বহির্ভূত ছিল না। সুতরাং তোমাদের মস্তিষ্কে এ ধারণা কেমন করে স্থান লাভ করেছে যে- আমি দ্বিতীয় বার তোমাদের সৃষ্ট 

. করতে পারবো না? দ্বিতীয় অর্থ অনুসারে মর্ম হচ্ছে- এই বিশ্বকে আমি একবার সৃষ্টি করে ক্ষান্ত হয়ে যায়নি, বরং ক্রমাগত এর মধ্যে 
প্রসারতা সৃষ্টি করে চলেছি, এবং প্রতি মুহুর্তেই এর মধ্যে আমার সৃষ্টির নব নব মহিমা প্রকাশিত হচ্ছে। এরূপ যবরদস্ত পরমন্রষ্টা সত্তাকে 
তোমরা পুনর্বার সৃষ্টি করতে অক্ষম জ্ঞান করছো কেন? 

TY 


4৫033৫43525 


৫ ২০৫২০৬১২১৫০ 


CECE 


কষে 


উল 


১১৮ 


আমরা জোড়া সৃষ্টি করেছি৯৬। -সন্ভবতঃ তোমরা তা হতে শিক্ষা গ্রহণ করবে১৭। 
৫০. অতএব দৌড়াও আল্লাহর দিকে । আমি তোমাদের জন্যে তার পক্ষ হতে সুস্পষ্ট সতর্ককারী । 

৫১. আর আল্লাহর সাথে দ্বিতীয় কোন মাবুদ বানিয়ো না। আমি তোমাদের জন্যে তার দিক হতে সুস্পষ্ট 
সাবধানকারী১৮। . 

৫২. এ ভাবেই হয়ে এসেছে। এদের পূর্ববর্তী জাতি-সমূহের নিকটও কোন রসূল এমন আসেনি যাকে তারা বলেনি 
যে,এ যাদুকর কিম্বা জিন-প্রভাবিত। 
৫৩. এরা কি পরষ্পরে কোন চুক্তি করে নিয়েছে? না, এরা সকলে সীমালংঘন্কারী লোক৯৯। 


১৬ । অর্থাৎ পৃথিবীর সকল বস্তুকে ‘জোড়ার’ নীতিতে সৃষ্টি করা হয়েছে। সারা বিশ্ব-ব্যবস্থা এই নিয়মে চলছে যে কতক জিনিসের সংগে 
কতক জিনিসের ‘জোড়' লাগে । এবং এই সংযুক্তির ফলে নানা প্রকার বিন্যাস ও গঠনের উত্তব ঘটে । এখানে এমন কোন একক বস্তু 
নেই যার জোড়া অন্য কোন বস্তু না হয়, বরং প্রত্যেকটি বন্তুই নিজের 'জোড়ার' সংগে মিলিত হয়ে ফলপ্রসূ ও সার্থক হয়ে থাকে। 

১৭ । অর্থাৎ এই শিক্ষা যে- দুনিয়ার জোড় হচ্ছে আখেরাত, এ ছাড়া এই পার্থিব জীবন অর্থহীন হয়ে যায়। 

১৮ । এই বাক্যাংশগুলি যদিও আল্লাহতা"আলারই বাণী এখানে বক্তা আল্লাহতা'আলা নন বরং নবী করীম (সঃ)। প্রকৃতপক্ষে যেন 
আল্লাহতা'আলা নবীর যবানে বলাচ্ছেন ॥ আল্লাহর দিকে ধাবিত হও, আমি তাঁর পক্ষথেকে তোমাদেরকে সতর্ক করছি। 

১৯। অর্থাৎ নবীগণের দাওআতের মুকাবিলায় হাজার হাজার বছর ধরে প্রত্যেক যুগে বিভিন্ন দেশ ও জাতির লোকদের একই রূপ ব্যবহার 
করার কারণ এ হতে পারেনা যে, এই সব পূর্বের ও পরের বংশধারাসমূহ একটি পরামর্শ সভায় মিলিত হয়ে পরস্পরের মধ্যে এই স্থির 
করে নিয়েছিল যে, যখনই কোন নবী এসে এ দা'ওআত পেশ করবে তখন তাকে এই একই উত্তর দেয়া হবে। প্রকৃত কথা, এদের এরূপ 
ব্যবহারের কারণ এ ছাড়া আর কিছু নয় যে- তাদের সকলের মধ্যে বিদ্রোহ-অবাধ্যতার একই দোষ বর্তমান । 
হক হু EET ET 


হু ৯০০ 


৩৩৩৩২৫৩৩ 


en) 


Ant 


ৰ 
fb 
রন 


সপ 


সূরা আযৃ-যারিয়াহ.৫১ ১০৭ 


>>>] 


AY ৫4 ভে 22 2 ৰ EA রন (4 
৪৮৬) ৩৬ 5 ১৪৯৬৮ 5 ০ ৪৪ ০%১ 


৩০০ 
কাট 4 

ৃ উপদেশ নিশ্চয় কেননা উপদেশ এব, তুমি নওআর তাদের হতে চি 

ol - ও 


YAP TD) 


TATE ৩ ES 
ERECT TT PT DOD eer re oD D2 


দাও 


শত 


BE 
A] 
টু 
ৰ) 5? /? Ad / রে | 
৮ ॥ 24 এব 12 নেবে 28 a UE 
: ০৮5 ৩৩৫ ৩৯5০5 ৩:১০ 
ভার পরত রা K 
তাদের সাথীদের প্রাপ্য ছিল যেমনি (তাদের আছে) (যারা) তাদের জন্যে 
l ১ গুনাহর শাস্তি যুলুম করেছে নিশ্চয় 
5 ১৮৫4 চর এ ৮ ১৫ ১৫ 4 হয 
০০ 5 ৬2৬৩, ৯ OYE Ee) 
তাদের) জন্যে গ অতঃপর আমার কাছে তারা নাতা 
কৃফরীকরেছে ( ) তারা = 
Ped 


fn 


৫৪. অতএব হে নবী! তাদের দিক হতে মুখ ফিরিয়ে নাও। তোমার উপর কোন তিরফ্কার নেই । 
৫৫. অবশ্য নসীহত করতে থাক । কেননা নসীহত ঈমানদার লোকদের জন্যে উপকারী । 
৫৬. আমি জিন ও মানুষকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করিনি কেবল এ জন্যে সৃষ্টি করেছি যে, তারা আমার 
বন্দেগী করবে২০। 

৫৭. আমি তাদের নিকট কোন রিযূক চাই না। এও চাইনা যে, তারা আমাকে খাওয়াবে। 

৫৮. আল্লাহ নিজেই তো রিষ্ক-দাতা, বিরাট মহান শক্তিধর ও প্রবল পরাক্রান্ত। 

৫৯. কাজেই যে সব লোক যুল্ম করেছে২১ তাদের অংশেরও তেমনি আযাব প্রস্তুত, যেমন তাদের মত লোকেরা 
তাদের ভাগের আযাব পেয়েছে । তার জন্যে এরা যেন তাড়াহুড়া না করে। 

৬০. শেষ পর্যন্ত ধবংস কুফরকারী লোকদের জন্যে সেদিন যার তয় তাদেরকে দেখানো হয়েছে। 


২০। আমি তাদেরকে অন্যের বন্দেশীর জন্যে নয় বরং নিজের বন্দেণীর জন্যে সৃষ্টি করেছি । আমি তাদের স্রষ্টা আর এই কারণেই 
আমার বন্দেগী করা তাদের কর্তব্য । অন্য কেউ যখন তাদের সৃষ্টি করেনি তখন অন্যের বন্দেগী করার কি হক তাদের আছে? এবং 
তাদের পক্ষে কেমন করে এ বৈধ হতে পারে যে- আমিতো হলাম তাদের সৃষ্টা, কিন্তু তারা বন্দেগী করে ফিরবে অন্যদের? 

২১। যুল্ম অর্থ এখানে প্রকৃত তত্ত্ব ও সত্যের প্রতি যুল্ম করা, এবং নিজের নিজের প্রকৃতির উপর যুলুম করা । 
উহু হহ হুক ৩75৬ 


সে 


টি 


ছিলি 


১২৬০৯ 


সূরা আত্-তুর.৫২ ১০৮: পারা২৭ 
২০১১২০০১০২০ 


ক, 
১) 


ৰ 


নামকরণঃ$ সূরার প্রথম শব্দ 51 -কেই এ সূরাটির নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। 


নার্ধিল হওয়ার সময়-কাল 8 এ সূরায় আলোচিত বিষয়াদীর আভ্যন্তরীণ সাক্ষ্য-সাবুদ হতে 
অনুমান করা যায়, এ সূরাটিও মক্কা শরীফে থাকাকালীন জীবনের সেই অধ্যায়ে অবতীর্ণ হয়েছিল যখন সূরা 
'যারিয়াহ্‌" নাযিল হয়েছিল । এ সূরাটি পড়াকালে এ কথা স্পষ্টভাবেই মনে হয় যে, এ সূরাটির নাযিল হওয়ার 
সময়ে নবী করীম (সেঃ)-এর উপর নানা প্রশ্ন, অভিযোগ, দোষারোপ ও বদনামী-দুর্নামের তীর বৃষ্টির ফোটার মত 
বর্ষিত হচ্ছিল। কিন্তু যুল্ম ও নিপীড়নের যাঁতাকল খুব প্রচন্ডতাবে চলতে শুরু করেছিল, তা এ সূরা পড়াকালে মনে 
হয় না। 


বিষয়বস্তু ও মূল বক্তব্যঃ এ সূরার প্রথম রুকুর আলোচ্য বিষয় পরকাল। ইতিপূর্বে সূরাযারিয়াহ্‌'- 
এন্ডার সম্ভাব্যতা, ও বাস্তবতা পর্যায়ের যুক্তি-প্রমাণ পেশ করা হয়েছে। এ কারণে এখানে তার পুনরাবৃত্তি রুরা ' 
হয়নি। অবশ্য পরকালের সত্যতা প্রমাণকারী কথাগুলো মহাসত্যের ও কতিপয় নিদর্শনাদির কসম করে অত্যন্ত 
বলিষ্ঠ ভাষায় বলা হয়েছে- পরকাল অবশ্য অবশ্যই হবে। তা যে হবে, তাতে একবিন্দুও সন্দেহের অবকাশ নেই | 
তার সংঘটিত হতে বাধা দিতে পারে, তাকে রুখতে পারে এমন শক্তি কারও নেই । এর পর বলা হয়েছে, তা যখন 
সংঘটিত হবে তখন পরকাল-অবিশ্বাসী ও অমান্যকারীদের পরিণতি কি হবে! আর যারা তাকে বিশ্বাস ক'রে. 


৯৪ ততিত ৩৩৮০ 


অতঃপর দ্বিতীয় রুকুতে কুরাইশ সরদারদের সে আচরণের তীব্র সমালোচনা করা হয়েছে যা তারা রসূলে করীম 
(নঃ)-এর পেশ করা দ্বীনি দা'ওআতের ব্যাপারে গ্রহণ করেছিল তারা তাকে কখনও গণক, কখনও পাগল, জ্বিন- 
আহত, আর কখনও 'কবি বলে আখ্যায়িত করে জনগণকে তার বিরুদ্ধে ক্ষিপ্ত করতে চেষ্টা করতো। জনতা*রসূলে 
করীম (সঃ)-এর দ্বীনী দা'ওআত কবুল করার ব্যাপারে গুরুত্ব সহকারে চিস্তা-বিবেচনা করার যাতে সুযোগই পেতে 
না পারে তাই ছিল তাদের চরম লক্ষ্য । তারা রসূলে করীম (সঃ)-এর ব্যক্তি-সত্তার অস্তিত্বকে তাদের পক্ষে একটা - 
হঠাৎ উড়ে আসা কঠিন বিপদ মনে করতো এবং প্রকাশ্য ভাবে বলে বেড়াত যে, এর উপর কোন কঠিন বিপদ 
আসলেই আমরা এর প্রচার অভিযান জনিত অসুবিধা হতে রক্ষা পেতে পারি। তারা রসূলে করীম (সঃ) এর উপর 
দোষারোপ করতো এই বলে যে, তিনি নিজে কুরআন রচনা করে খোদার নামে প্রচার করেছেন আর 
নাউযুবিল্লাহ-এ একটা প্রতারণা, তিনি এ প্রতারণার জালে সকলকে জঁড়াচ্ছেন। খোদা নবুয়্যত দেয়ার জন্যে এ 
ব্যক্তিকেই পেয়েছিলেন- এঁকে ছাড়া তিনি আর কাকেও পান নি! ......... এ বলে তারা বার বার ঠাট্টা ও বিদ্রুপ 
করতো। রসূলে করীম (সঃ)- এর দ্বীনী দা'ওআত ও প্রচারকার্ধের প্রতি এমন অনীহা ও অসন্তোষ প্রকাশ করতো 
যে, মনে হত, যেন নবী করীম (সঃ) তাদের নিকট হতে কিছু ভিক্ষা চাইছেন, তারা দিতে রাজী হয় না বলে তিনি 
তাদের পিছনে লেগে গেছেন এবং তারা তা দেয়া হতে নিজেদেরকে রক্ষাকরার জন্যে তার নিকট হতে পালিয়ে 
পালিয়ে বেড়াচ্ছে। তার বিরুদ্ধে কোন্‌ কুটকৌশলটা চালালে তার এই দ্বীনী দাওআত প্রচার অভিযান খতম হয়ে 
যেতে পারে, তা নিয়ে তারা একত্রে বসে বৈঠক-মজলিস করে চিন্তা-ভাবনা ও গবেষণা চালাত ৷ আর এ সব কিছু 
-করতে গিয়ে তারা যে কত বড় মূর্খতামূলক ধ্যান-ধারণায় নিমজ্জিত-হুয়ে পড়েছে তার অনুভূতিটুকুও তাদের 
থাকতো না। কেননা হযরত মুহাম্মদ (সঃ) তো তাদেরকে অন্ধকার হতে মুক্ত করার উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে প্রাণ- 


১ 2১০১০৩০০ ODD DDN DTD Dn 
শী hm —_——_— শীট 


সুরা আত্‌-তুর.৫২ ১০৯ পারা২৭ 


ar aT Tn TAP SEIN 


পাত চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, অথচ তারই বিরুদ্ধে তাদের এসব ষড়যন্ত্র আল্লাহতা'আলা তাদের এ সব আচরণের |] 
তীব্র সমালোচনা করে পর পর কতগুলি প্রশ্ন উথ্থাপন করেছেন! প্রশ্নগুলির প্রত্যেকটা হয় তাদের কোন আপত্তির 
জবাব; কিংবা তাদের কোন মূর্খতার সমালোচনা ৷ তার পর বলা হয়েছে, এ লোকদেরকে আপনার নবুয়্যতের প্রতি 
বিশ্বাসী বানাবার জন্যে মু'জেযা দেখানো একেবারেই নিরর্থক ৷ কেন না এরা এমন হঠকারী লোক যে, তাদেরকে 
যাই দেখানো হোক না কেন, তারা তার মন্দ অর্থ করে তার প্রতি ঈমান আনার দায়িত্ব এড়িয়ে যেতে চেষ্টা 
চালাবে । 
এ কুকুর শুরুতেও রসূলে করীম (সেঃ)-কে এ হেদায়াত দেয়া হয়েছে যে, এসব বিরুত্ধবাদী ও শত্রু মনোভাব- 
সম্পন্ন লোকদের অভিযোগ-দোষারোপের কোনরূপ পরোয়া না করেই স্বীয় দা'ওআত ও নসীহতের অভিধান 
. ক্রমাগত ও অব্যাহত ভাবে চালিয়ে যান। আর শেষ দিকেও তাকে তাকীদ করে বলা হয়েছে যে, অত্যন্ত ধৈর্য ও 
তিতিক্ষা সহকারে এসব প্রতিরোধমূলক কার্যক্রমের মুকাবিলা করতে থাকুন- যতক্ষণ না আল্লাহতা 'আলার চূড়ান্ত 
ফয়সালা এসে পৌছায় । সে সংগে তাকে নিশ্চয়তা ও নিশ্চিন্ততা দেয়া হয়েছে যে, আপনার খোদা আপনাকে 
সত্যের শত্রুদের সম্মুখে ঠেলে দিয়ে অসহায় করে ছেড়ে দেন নি। বরং তিনি প্রতি মুহুর্তে আপনার রক্ষণাবেক্ষণ 
করে যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তার চূড়ান্ত ফায়সালার মুহূর্ত এসে না পৌছায় ততক্ষণ আপনি সব কিছু সহ্য করে 
যেতে থাকুন এবং আপনার খোদার হামদ্‌ ও তসবীহ্‌ করে এমন শক্তি অর্জন করতে থাকুন যা এরূপ অবস্থায় 
আল্লাহর কাজ করার জন্যে একান্তই প্রয়োজনীয় । 


SENATE DD NIELS ST 


সূরা আত-তুর.৫২ ১১০ পারা২৭ 


১১ ১১২০০১১২১১৯ A 


Hs) 
৬ CE রা 2 2৫ ১০৮ 
DD 9৬০৮ ১৬০ (শা, 


a ৫ 6, 2222 Z ¥ 2982/2 
86 ASE EUS OO one! 
তারজন্যে নাই ঘটবে অবশ্যই  তোমরিরবের আযাব নিশ্চয় “ উদ্বেলিত 


ধা 
১. তুর এর শপথ, ৫১ 21১ 
প্রতিরোধকারী 


52555255522 


: ২-৩. আর এমন একখানি উন্মুক্ত কিতাবের যা পাতলা চর্মপৃষ্ঠায় লিখিত হয়ে আছে; 
৪. আর চির আবাদ ঘরের; 
৫. আর উচ্চ ছাদের; 


৬. আর তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রের; 
৭. এই যে, তোমার খোদার আযাব অবশ্যই সংগঠিত হবে; 
৮. যার কেউই প্রতিরোধকারী নেই১; 


১। এখানে প্রতর শাস্তির অর্থ হচ্ছে পরকাল, কেননা অমান্যকারীদের পক্ষে পরকালের সংঘটনই শাস্তিত্বরূপ । পরকালের সংঘটন সম্পর্কে 
পাঁচটি বস্তুর শপথ করা হয়েছে। কেননা এ জিনিসগুলি পরকালের আগমন সম্পর্কে যুক্তি-প্রমাণ দান করেঃ ১ তুর, এখানে এক 
অত্যাচারিত জাতিকে উত্থিত ও এক অত্যাচারী জাতিকে পতিত করার ফয়সালা করা হয়েছিল৷ এ ফয়সালা এ সত্যের নিদর্শন স্বরূপ যে 
খোদার খোদারী ‘আন্ধের নগরী'-উদ্দেশ্যহীন স্বেচ্ছাচারমূলক রাজতু নয় । ২.পবিত্র আসমানী গ্রন্থ সমূহের সমষ্টি- প্রাচীন. কালে যা 

. পাতলা চর্মপত্রে লিখিত হতো- সাক্ষ্যদান করে যে প্রত্যেক যুগে আল্লাহর পক্ষথেকে আগত পয়গন্বরগণ পরকালের আগমন সম্পর্কে 
সংবাদ দান করেছেন । ৩. "আবাদ ঘর' অর্থাৎ কাবাঘর- মরুভূমির বুকে তা নির্মিত হয়েছিল এবং আল্লাহতা আলা তাকে সেরূপ আবাদী 
দান করেন যা দুনিয়াতে অন্য কোন ইমারতকে দান করা হয়নি । এ ব্যাপারটি এই সত্যের নিদর্শন যে, আল্লাহর পয়গন্বরগণ শুন্যগর্ত কথা 
বলেন না। হযরত ইবরাহীম (আঃ) যখন জনশুন্য পাহাড়সমূহের মধ্যে এ ঘর নিমার্ণ করে হজ্জের জন্যে আহ্বান জানিয়েছিলেন সে সময় 
কেউ ধারণাও করতে পারতো না যে হাজার হাজার বৎসর ধরে জগত্বাসী তার দিকে আকর্ষিত হয়ে চলে আসতে থাকবে । ৪. উচ্চছাদ 
অর্থাৎ আসমান এবং ৫, +4/৯:৮ উদ্বেলিত সমুদ্র- আল্লাহর শক্তি-মহিমার এক সুস্পষ্ট নিদর্শন- সাক্ষ্যদান করে যে, তার নির্মাতা 

পরকাল সংঘটনে অক্ষম হতে পারে না; রঃ 

০০ ১৯১১৯১৩০১২০ 


CPL TD TDD) 
OCALA DT DT TFC CCST SANS 


LR 


CEC 


(বলা হবে) জোরধাক্কা 


সেই এই 


তা 
অথবা এটা যাদু তবে কি মিথ্যা মনে করতে 


3 
8 


পপ, সপ্ত ৮ 


পট ২ তর ওপার ১ পর পাত 

5 FS E08 A 2 a ক 

৩৬ রি ৩ 55৯5 
কাজ করতেছিলে তোমরা যা 

প্রতিফলদেয়া হচ্ছে 


৯. তা সেই দিন সংগঠিত হবে যখন আকাশমন্ডল খুব মারাত্মকভাবে থরথর করে কাপবে, 

১০. আর পর্বত সমূহ উড়ে বেড়াবে। 

১১-১২. ধ্বংস সেদিন সেই অমান্যকারীদের জন্যে যারা আজ হুজ্জতবাজিতে মেতে আছে। 

১৩. যে দিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, 

১৪. তখন তাদেরকে বলা হবে যে, এটা সেই আগুন যাকে তোমরা অসত্য ও ভিত্তিহীন মনে করতেছিলে । 
১৫. এখন বল এটা কি যাদু না কি, তোমাদের সাধারণ কান্ডজ্ঞানটুকুও নেই? 


(২০৫ ২৫২৫০৫০৫১২০ 


| 


NS 
| 


ডি 


সমান । তোমাদেরকে সে রকম প্রতিফলই দেয়া হচ্ছে যেমন তোমরা আমল করতেছিলে! 


১২০৯০ 


2 (ELE 5A 1 G2 44 ৮ ০৮৯৫ 
© Ove Al TUB ৯৯৯১ (955 


27৮5 [২ 2. SE ন EL EE ন 
b AER 1742 ১) 51 1220 ৩ 
তোমাদের জন্যে (সবই) তোমরা সহ্যকরতে না বা তোমরা অতঃপর তাতে তোমরা 

সমান পার সহ্যকরতে পার ভক্মহতে থাক 


তোমাদেরকে প্রকৃতপক্ষে 


১৬. এখন যাও তার ভিতরে ভন্ম হতে থাক, তোমরা তা সহ্য করতে পার, আর না পার; তোমাদের জন্যে সবই 


EARL ACC ০০০০৩ ১১৯১৯৯৮১১৯৮ 


I” 
পে 


24 2 


+০) 


৩) 


(আজ) 


সূরা আত্‌-তুর.৫২ ১১২ পারা২৭ 
- I RAESSESSS SSS SS D222 ১১০০১১৯৩৫৩৩ 


১৪৪৮৫ ১৮11 সর ৩ 5 ভর A 2e 3 LI 4 ন্‌ 
৩ ৪ IAB 
LE ASE ৩৫১ ১০৮, ১ উই 3৩৪৪১] 


€ হবে) 


ৃ 


তাদেররব তাদের দান এঁ জিনিষের স্বাদনেবে নিয়ামতসমূহের ও জান্নাতের মধ্যে 
.করবেন যা তারা 


০ 2০৪৪ 21272725715 


৬2 1221 2 3% 0 লতা ১৩৩৪১ 55 ও 
ও দোযখের শাস্তি 


> DTD 


মজাকরে তোমরা পান (বলা হবে) তাদের রব তাদেরকেরক্ষ। এবং 
তোমরা খাও (হতে করবেন 
র্ৈ আশে 99 11৮ /3 ৫5 রণ ভরতে AN (৮ 
৪০ ৫১৯০৮০ AU ৬৮ 50 ০৮০) রি 
এবং. সারিবদ্ধভাবে আসনসমূহের উপর ভাতাহছেলান মায়ে তোমরা উঠি 
252৫৩ রর 22৩0 ৫৩০৭৫ ্ 5 22 DU DGGE 
৫০4১ 51৯৮ ৬:৬৯ 59 ৬ ১১৯৪ PET) 
বো নে Pad 
তাদেরকে অনুসরণ ও ইঈমানএনেছে যারা এবং (যারা হবে) হুরদের সাথে তাদেরকে আমরা 
করেছে সূলোচনা বিবাহদিৰ 
. নি A ১৪৫৫ 2 ৩ ৮৩৮ ) রাও 279৯ ৫৯ ০9 
A a ৬ রা ee ন ৬০ ৬ 
৪০১ 26271 ০০ ৬০০ ("4222 
তাদের আমরা না এবং তাদের সন্তানদেরকে তাদের সাথে আমরা ঈমানসহ তাদের সন্তানরা 


ত্রাস করব 


CENA 
৩) ৩১৪১ র্‌ 
বন্ধক 


পি 


১৭, মুত্তাকী লোকেরা সেখানে বাগান সমূহে ও নিয়ামত-সঙ্ভারের মধ্যে অবস্থিত হবে, 
১৮. মজা নিতে ও স্বাদ আস্বাদন করতে থাকবে সে সব জিনিষ হতে যা তাদের খোদা তাদেরকে দেবেন। আর 
তাদের খোদা তাদেরকে দোযখের আযাব হতে রক্ষা করবেন। 

১৯. (তাদেরকে বলা হবে) খাও ও পান কর স্বাদ ও মজাসহকারে, তোমাদের সে সব কাজের প্রতিফলরূপে যা 
তোমরা করতেছিলে। 

২০, তারা সামনা-সামনি বসানো আসন সমূহে ঠেস লাগায়ে বসবে । আর আমরা সুলোচনা হুরদেরকে তাদের 
সাথে বিয়ে দেব। 

২১. যারা ঈমান এনেছে এবং তাদের সন্তানরাও ঈমানের কোন এক মাত্রায় তাদের পদাংক অনুসরণ করেছে, 
তাদের সেই সন্তানদেরকেও আমরা (জান্নাতে) তাদের সাথে একত্রিত করব, আর তাদের আমলে কোন-হ্াস করব 
না। প্রত্যেক ব্যক্তি স্বীয় উপার্জনের বিনিময়ে গচ্ছিত২ রাখা আছে। 


২। অর্থাৎ কোন ব্যক্তি খণ পরিশোধ না করে যেমন বন্ধকী বস্তু ছাড়াতে পারে না; সেইরূপ কেউ ফরজ (অবশ্য পালনীয়) পালন না করে 
নিজেকে আল্লাহর পাকড়াও থেকে বাচাতে পারে না । সন্তান নিজে যদি সৎ না হয় তবে পিতা-পিতামহের পুণ্য তার বন্ধক-মুক্তি করাতে 
পারে না। 


০2৩92525255 ৩৩ 


সূরা আত্-তুর.৫২ ১১৩ পারা২৭ 
71-5585354০১৯৯৯৯০৯১৯-২৯৯৯০০৯ পা 


পর গর্ব ALL পে এ ৫৬ ০24 রে (OL উঠার A 

১৮১৩৩ ০৩০৪, 3 SUL FAG 

তারা পরম্পরে নেবে তারা পছন্দ তাহতে ফলমূল তাদেরকে আমরা এবং 

5245 যা খুব বেশীকরে দেব 

L280 5১1 4 রি 224 ৫ 21 পাও 

১১ 3 © 5G JD 5 ১ ৩6 

7৮৪ থাকবে এবং পাপকর্ম না এবং. তারমধ্যে বেহুদা কথা না পানপাত্র তারমধ্যে 
? (হবে) 


পা পা ৫৫ তা 9 575 ৫ ৪25 84 ৫ FG 5 ১ 

| © ৩) রং $s 5 6 5৯ ৩৫ রি i) EPA 

সামনাসামনি এবং লুকিয়ে রা 
হয়ে ৯ খা মুক্তা (এত সুন্দর হবে) তাদের জন্যে বালকরা তাদের কাছে 


২২. আমরা তাদেরকে সর্বপ্রকার ফল ও গোশত- যে জিনিষই তাদের মন চাইবে- খুব বেশী বেশী দিয়ে যেতে 
থাকব। 

২৩. তারা পান-পাত্র পরস্পর প্রতিঘন্দ্িতা করে আগায়ে আগায়ে গ্রহণ করতে থাকবে । সেখানে কোনরূপ হল্লা 
কোলাহল বা চরিত্র হীনতাও হতে পারবে না, 

২৪. আর তাদের সেবা-যত্বে সে সব বালক দৌড়া-দৌড়ি করতে নিযুক্ত থাকবে যারা কেবলমাত্র তাদের জন্যেই 
হবে । এরা এমন সুন্দর-সুশ্রী, যেমন লুকিয়ে রাখা মুক্তা । 


২৫. এরা পারম্পরিকভাবে একে অপরের নিকট (দুনিয়ায় অতিবাহিত হয়ে যাওয়া অবস্থা সম্পর্কে) জিজ্ঞাসাবাদ 
করবে। 


55844299945 
২৭. শেষে আল্লাহতা'আলা আমাদের প্রতি অনুগ্রহ করলেন 


৩৩০ 


5৩535357৩22 rere i > > tin 


৩। অর্থাৎ সে 'শরাব' নেশাকর দ্রব্য নয় যে, তা পান করে বেহুদা কথা শুরু করবে বা গালি মন্দ ও ঝগড়া বিবাদে রত হবে; বা সেরূপ 
অশ্লীল ও অশোভন আচন্রণ করতে আরম্ভ করবে যেমন দুনিয়ার মদ্যপেরা করে থাকে । 
৪ । অর্থাৎ আমরা সেখানে আয়েশ-আরাম মত্ত হয়ে নিজেদের পার্থিব ব্যাপারে পরিপূর্ণ মগ্ন থেকে গাফলতির জীবন-যাপন করেনি । বরং 


সব সময় এই আকাঙ্খা আমাদের মনে জাগ্রত থাকতো-আমরা এরূপ কোন কাজ যেন না করে ফেলি যার জন্যে খোদার কাছে আমরা 
ধৃত হবো । এখানে বিশেষ ভাবে নিজের পরিজন- পরিবারবর্গের মধ্যে ভয়ে ভয়ে জীবন-যাপন করার কথা এই জন্যে উল্লেখ করা হয়েছে 


ig যে, মানুষ নিজের সম্ভান-সম্ভতির সুখ-সাধনের ও তাদের দুনিয়া বানানোর চিস্তাতেই সব থেকে বেশী করে পাপে লিপ্ত হয়। 
Ce CC CE UU COCA CSSA COC LAU CACORE EO a0 LYLE TD DONTE DN DTD TODD DOS 


৫ সি 


EAL 


ES 


২২০০০১০০২ 


rT 


সূরা আত্-তুর.৫২ ১১৪ পারা২৭ 


পি ও 
দি ১৩১০১১০৯০১০১০১১১০১০৯১০ 


থে 
nf aaa am seat nn arth tgif cata AT DT DTT DDT Sea matin 


2 2 34 KE রর গতিকে FEE 
2 ler ০১ Our 22 টি ০০০ 
নিশ্চয় আর. তোমরা অপেক্ষাকর (তুমি) কালের বিপর্যয়ের এব্যাপারে অপেক্ষা করছি 
আমি বল আমরা 


2 2 3B ৮৮৮৮ 
সা. 7877 
oe j 


ভি 
তাদের বিবেকবুদ্ধি তাদেরকে নির্সেশদেয় (তবে) অপেক্ষা অন্তর্ভূক্ত তোমাদের 


SLE ASAIN LILIES 


এবং আমাদেরকে ঝলসায়ে দেওয়া বাতাসের আযাব হতে রক্ষা করলেন। 
২৮. আমরা বিগত জীবনে তাঁর নিকটই দো'আ করতাম! তিনি বস্তুতঃই অতি ঝড় অনুখহকারী ও দয়াবান। 


২৯. অতএব হে নবী! তুমি উপদেশ দিয়ে যেতে থাক। তোমার খোদার অনুগ্রহে, না তুমি গণক, না পাগল৫ । 
৩০. এই লোকেরা বলে নাকি যে, এই ব্যক্তি কবি, যার জন্যে আমরা কালের আবর্তনের অপেক্ষা করছি? 
৩১. এদেরকে বলঃ ঠিক আছে, অপেক্ষা করতে থাক, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি? 

৩২. এদের বিবেক-বুদ্ধি কি এদেরকে এ ধরণের কথাবার্তা বলতে আদেশ ও উদ্বুদ্ধ করে? 


হু কু 


৫1 পরকালের চিত্র পেশ করার পর এখন মক্কার কাফেররা যেসব হঠকারিতাসহ রসূলুল্লাহর দা'ওআতের মুকাবিলা করতো, সে সবের 
দিকে ভাষণের গতি ফেরানো হয়েছে । এই আয়াতে বাহ্যতঃ দেখতে গেলে সম্বোধন রসূলূপ্লাহকে করা হয়েছে; কিন্তু প্রকৃতপক্ষে তার 
মাধ্যমে মক্কার কাফেরদেরকে শোনানোই হচ্ছে উদ্দেশ্য ৷ | 
ই এ CASAC Sr LACES LS A NADY DDT DTD TDD TD TODO TTD 

: ২ ক] 


—— পশনীিাপ্প্ীতি 


এসএ 


৯০৩০০০০৩৩৩০ 25252572252 2 


৩ 


হু 


মি 


টা 


পি 


চি | ১১৫ পারা২৭ 


(মর্যাদাবান) কালাম 

2৮ 2র্প এনে 

(১০০1 ৮৬৩ ১ 
(নিজেদের) তারা অথবা কোনকিছু ব্যতীতই তারা অন্তিতে কি সতাবাদী 
সৃষ্টিকারী (নিজেরাই) (কোল স্রষ্টা) এসেছে 
A 22 022 রে ১৪ ০7৮ 11 244 2 
Us ৯) ০৪ ০০০১৯ এ ৩১৮৮] ১০৯ Hl 
(কোন কথায়) না আসল পৃথিবী ও আকাশমন্ডলী তারা সৃষ্টি অথবা 
তারা প্রত্যয়শীল কথা হল করেছে 


কিংবা প্রকৃতপক্ষে এরা শত্রুতা বশতঃ সীমা-লংঘনকারী লোক৬? 
৩৩. এরা বলে না কি যে, এই ব্যক্তি কুরআন নিজে রচনা করে নিয়েছে? আসল কথা হল এরা ঈমান গ্রহণ করতে 
চায় না। 

৩৪. এরা যদি নিজেদের এই কথায় সত্যবাদী হয়ে থাকে, তা হলে তারা এরূপ মর্যাদার একটা কালাম বানিয়ে 
আনুক না! 

৩৫. এরা কি কোন সৃষ্টিকর্তা ছাড়া নিজেরাই অস্তিত্ব লাভ করেছে? কিংবা এরা নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? 
৩৬. অথবা পৃথিবী ও আকাশ মন্ডল এরাই সৃষ্টি করেছে? আসল কথা হল এরা কোন কথায় প্রত্যয়শীল নয়?। 


৬। এই সংক্ষিপ্ত বাক্যাংশ গুলিতে বিরোধীদের সমস্ত অপপ্রচারকে নস্যাৎ করে দেয়া হয়েছে। যুক্তির সার কথা হচ্ছে- কুরাইশ সর্দার ও 
শেখ্রা তো বড় বুদ্ধিমান সেজে বেড়াচ্ছে; কিন্তু তাদের জ্ঞান-বৃদ্ধি কি তাদেরকে এই নির্দেশ দিচ্ছে যে-যে ব্যক্তি কবি নয় তাকে কৰি 
বল; যাকে সমস্ত জাতি একজন জ্ঞানী ব্যক্তি বলে জানে তাকে পাগল বল; এবং যে ব্যক্তির সংগে কাহেনের (ভবিষ্যৎ-বক্তা-গণকের) 
কাজ-কারবারের দৃরতম সম্পর্কও নেই তাকে অনর্থক “কাহেন' বল। তাছাড়া, যদি তারা জ্ঞান-বুদ্ধির ভিত্তিতে কোন কথা বলতো, 
তাহলে কোন একটি কথাই বলতো- একই সংগে নানা পরস্পর-বিরোধী কথা বলতে পারতো না। একই লোক একই সময়ে কেমন 
করে কবি, পাগল ও ‘কাহেন' হতে পারে । * 

৭। অর্থাৎ সুখে তো স্বীকার করে যে তাদের ও সারা দুনিয়ার সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ! কিন্তু যখন বলা হয়- তবে বন্দেগী একমাত্র সেই 
খোদারই কর; তখন তারা লড়তে উদ্যত হয়ে যায়। তাদের এ ব্যবহার এই কথা প্রামাণ করে যে- আল্লাহতে তাদের দৃঢ় বিশ্বাস নেই । 


24৫২4০০০০০৩ NS YAS 4 NAD DS DTD TD TDD DODD TOSS 
2 


E 
5 
নু 


ৃ 
নি 
নি 
A 
: 
্ 


আনুক তাহলে সেখানকার (তাচড়ে গোপন খবর) 
তারা শুনেনেয় 


22522৩25৩2৩, 


Lr ৮ 912 5 পা 


৮ ১ ৩০ এ 


৩৭. তোমার খোদার ধন-ভান্ডার কি এদের মুঠির মধ্যে? কিংবা তার উপর এদেরই শাসন চলে৮? 
৩৮. এদের নিকট কোন সিড়ি আছে নাকি, যার উপর চড়ে এরা উচ্চতর জগতের কথা গোপনে শুনে নেয়? এদের 
মধ্যে যে লোকই গোপনে কিছু শুনে নিয়েছে, সে আনুক না কোন অকাট্য স্পষ্ট দলীল । 

৩৯. এ কেমন কথা যে, আল্লাহর জন্যে তো কেবল কন্যা-সন্তান আর তোমাদের জন্যে আছে পুত্র-সম্তান৯? 


৪০. তুমি কি এদের কাছে কোন পারিশ্রমিক চাচ্ছ যে, এরা জোর পূর্বক গ্রহণ করা জরিমানার বোঝার তলায় পড়ে 
নিম্পেষিত হচ্ছে? 


৮। এ হচ্ছে মন্কার কাফেরদের এই আপত্তির উত্তর যে, আবদুল্লাহর পুত্র মুহাম্মদ (সঃ)-কে রসূল বানানো হয়েছে কেন? এ উত্তরের মর্ম 
হচ্ছেঃ এদেরকে গুমরাহী থেকে মুক্ত করার জন্যে যে, কোন অবস্থায় কাউকে না কাউকে তো রসূল নিযুক্ত করতেই হতো । এখন প্রশ্ন, 
খোদা কাকে নিজের রসূল বানাবেন ও কাকে বানাবেন না এ সিদ্ধান্ত করা কার কাজ? যদি এরা খোদার বানানো রসূলকে মানতে 
অস্বীকার করে তবে তার অর্থ হয়- হয় তারা নিজেদেরকে খোদার খোদারীর মালিক বলে মনে করে অথবা তাদের ধারণা, নিজের 
খোদায়ীর মালিকতো স্বয়ং খোদা কিন্তু সে ব্যাপারে হুকুম চলবে ভাদেরই। 

৯। অর্থাৎ যদি রসূলের কথা স্বীকার করতে তোমরা না চাও তবে তোমাদের কাছে প্রকৃত সত্য তত্ব জানবার অন্য কোন্‌ উপায় আছে? 

- তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি উর্ধ জগতে পৌছে আল্লাহতা'আলা অথবা তার ফেরেশতাদের কাছ থেকে প্রত্যক্ষভাবে একথা জেনে 
নিয়েছে যে তোমরা যে বিশ্বাস ও ধর্মের উপর তোমাদের ধর্মের ভিত্তি স্থাপন করে রেখেছ তা ঠিক সত্য-সন্মত? যদি তোমর! এক্সপ দাবী 

না করতে পারো তবে তোমরা নিজেরাই চিন্তা করো- জগতের প্রভু আল্লাহর জন্যে সন্তান-সম্ততি সাব্যস্ত করা কিরূপ হাস্যকর ধারণা- 

বিশ্বাস? -আবার তাও হলো কন্যাসস্তান- যা তোমরা নিজেরাই নিজেদের জন্যে অপমানকর মনে কর! 


পু ০০০১০১২০০০০ 


১৮2১৭০০৮৩০৩ 


রাআত্-তুর. 
সুরা আত্-তুর.৫২ ্‌ ১১৭ ররর 


টু 


72782 এপার b পার 25525 EY 2222 চা বে or 
L১27: AO OMS ৩৪০ 2 ৩ ৬ | 
তারা চাচ্ছে কি লিখে দিতে পারে তারা ফলে অদৃশ্যের জ্ঞান তাদেরকাছে আছে কি A 
ED Fd 2 ey 9 22 ১৯৫৫ নদে রর £ ১৫ 
al ৫৯ LO ক lS ZG b রি 
কি ষড়যন্ত্রের শিকার তারাই অস্বীকার যারা তাহলে কোন ফড়যন্ত্ 
হবে করেছে (করতে 


AAR 


srr 2722 তা ৮ 
ln টি 2 


(সেটা) (তবুও) পড়তে আকাশ মন্ডল হতে এক অংশ তারা 
মেঘ তারাবলবে দেখে 
5৬ 2৮% 22/5 নি ২৮ বে 6 ১৮ ০ 
2১ GM PELL Se PLN ০5৫ 
তারমধ্যে যা তাদের সেই দিনের যতক্ষণ না (হেনবী) অতএব পুঞ্জীভূত 
(এমন যে) তারা সাক্ষাৎ করবে তাদেরকে ছেড়েদাও 


8১. এদের নিকট'কি অদৃশ্য তত্ত্ব সমূহের জ্ঞান আছে যে, এরা তার ভিত্তিতে লিখছে২০? 
৪২. এরা কি কোন চাল চালতে চায়? (তাই যদি হয়ে থাকে) তাহলে কুফরকারী লোকদের উপর তাদের চাল 
উল্টোভাবে পড়বে। 
৪৩. আল্লাহ ছাড়া এদের আরও কোন মাবুদ আছে না কি? আল্লাহ মহান পবিত্র সেই শির্ক হতে যা এই লোকেরা 
করছে। 
88. এরা আকাশ মন্ডলের ভগ্নাংশ পড়ে যেতে দেখলেও বলবে, এ তো মেঘমালা, যা চারিদিক হতে পুঞ্জিভৃত হয়ে 


আসছে। 
8৫. কাজেই হে নবী! এদেরকে এদের অবস্থায় থাকতে দাও- শেষ পর্যন্ত যেন এরা এদের সেই দিনটিতে পৌছে 


যেতে পারে, যে দিন এদেরকে বেহুশ করে ফেলা হবে। 


১০। অর্থাৎ তারা কি একথা লিখে দিতে পারে যে- তারা গায়েবের (অদৃশ্য জগতের) পর্দাভেদ করে দেখতে পেয়েছে যে রসূল অদৃশ্য 
জগতের সত্যসমূহ সম্পর্কে যা বর্ণনা করছেন সত্য তা নয়, এবং তাদের এই প্রত্যক্ষ দর্শনের ভিত্তিতেই তারা রসূলের কথাকে মিথ্যা 
বলছে। | 
হু ০০১১১১১৯১১১, 


৯ তত COUT DAT ATT DTD DTD 2 শে MDD DTD TDD TDD TDD 
SAAS ASA AAT ASST SCS SCOUT) DDT DPD CATA CA AAAS T TTD DT TDD TDD DDD 


৬ 


শব্দ-৮/১৬-_ 


চটি পা গর্ত 


23 / 
৮৫১৮ ১ Ay 
সেদিন 


যখন তোমাররবের প্রশংসারসাথে পবিত্রতা এবং আমাদের দৃষ্টিতে তুমি অতঃপর তোমার 
ঘোষণাকর (আছ) নিশ্চয় রবের 


৮1৮5 / 22222 ণ / ৫৫৮৮৫ 
১৩১১১ পিউ El ৩ ১০০১৯ 


অন্তগমনেও এবং তার অতঃপর রাতেও কিছু অংশ এবং উঠবে তুমি 
তসবীহকর 


৪৬. যে দিন না এদের নিজেদের কোন চাল এদের কোন কাজে আসবে, না এদের সাহায্যার্থে কেউ এগিয়ে 


৪৭, আর সেই সময়ের উপস্থিতির পূর্বেও যালেমদের জন্যে একটি আযাব রয়েছে, ফিছু এদের অনেক লোক তা 
জানে না, ্‌ | 

৪৮. হে নবী! তোমার খোদার চুড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত তুমি ধৈর্য্য ধারণ কর। তুমি তো আমাদেরই দৃষ্টিপথে . 
রয়েছ। তুমি যখন উঠবে , তখন তোমার খোদার হামৃদসহ তার তসবীহ করবে২১। 

৪৯. রাতের বেলায়ও তার তসবীহ করতে থাক এবং তারকা সমূহ যখন অন্তহ্হিত হয়ে যায়, সেই সময়ও১২। 


১১। অর্থাৎ যখন তোমরা নামাযের জন্যে দাড়াও তখন আল্লাহতা*আলার হামদ (প্রশংসা) ও তসবীহ (পবিত্রতা ও মহিমা বর্ণনা) দ্বারা 
নামাযের সুচনা কর । এই আদেশ পালনে রসুলুল্লাহ (সঃ) তকবীর তহরীমার পর নিম্ন শব্দগুলির দ্বারা নামাযের সুচনা করতে নির্দেশ 
দিয়েছেনঃ 'সুবহানাকা আল্লাহুমা অ-বেহামদেকা অ-তাবারাকাছমূকা অ-তআ'লা জান্ুকা অ-লাইলাহা গায়রুকা'। 

১২। এর অর্থ - উষাকালীন নামায । 


সূরা আনৃ-নাজম.৫৩ ১১৯ পারা২৭ 


৫৫৫৫৩৩2০০১০ ০০০০১১০০১৮৩৭ 


নামকরণঃ সূরার পথম শব্দ (£4!) ই এর নাম রূপে গৃহীত হয়েছে। বিষয়বস্তুর প্রেক্ষিতে এটা সূরার 
শিরোনাম নয় । শুধুমাত্র লক্ষণ হিসেবেই এ শব্দটিকে এ সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ বোখারী, মুসলিম, আবু দাউদ ও নাসায়ী এ ইসমুহে হযরত আবদুঞ্াহ 
ইবনে মস'উদ (রাঃ) হতে বর্ণিত হয়েছেঃ ৮5:54} ১১5৬ ৪ ০+)১1 5)/= ০১1-সিজদার আয়াত আছে এমন সূরা 
এই আন্-নাজ্ম্‌-ই সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে। হযরত ইবনে মস'উদ (রাঃ) হতেই এ হাদীসের যে সব অংশ ও 
টুকরা আসওয়াদ ইবনে ইয়াজীদ, আবু ইসহাক ও যুহাইর ইবৃনে মু'আরিয়া সূত্রে বর্ণিত হয়েছে তা হতে জানা 
যায়- এ কুরআন মজীদের এমন একটা সূরা যা নবী করীম (সঃ) কুরাইশদের একটা সাধারণ সতায় (আর ইব্‌নে 
মারদুইয়ার বর্ণনানুযায়ী হেরেম শরীফে) সর্বপ্রথম পাঠ করে শুনিয়েছিলেন। সভায় কাফের ও ম্*মিন উভয় শ্রেণীর 
লোকই উপস্থিত ছিল। শেষের দিকে তিনি যখন সিজদার আয়াত পাঠ করে সিজদা করলেন, তখন উপস্থিত সমস্ত 
জনতাও তার সংগে সংগে সিজদায় চলে গেল । মুশরিকদের বড় বড় সরদাররা পর্যস্ত- যারা সকলের অপেক্ষা 
বেশী বিরোধী ছিল- সিজদা না করে পারল না। হযরত ইব্নে মস'উদ (রাঃ) বলেন- আমি কাফেরদের মধ্যে মাত্র : 
একজন উমাইয়া ইবুনে খাল্ফকে দেখলাম, সে সিজদা করার পরিবর্তে কিছুটা মাটি তুলে কপালে লাগিয়ে নিল- 
এবং বলল, আমার জন্যে এটাই যথেষ্ট । পরে আমি দেখেছি যে, লোকটি কুফরী অবস্থায়ই নিহত হ'ল। 

এ ঘটনার দ্বিতীয় প্রত্যক্ষদর্শী সাক্ষী হচ্ছেন হযরত মুত্তালিব ইবনে আবু অদা'আ। তিনি তখন পর্যন্ত ইসলাম কবুল 
করেন নি। নাসায়ী ও মুসনাদে আহমদে তার নিজের দেয়া বিবরণ উদ্ধৃত হয়েছে- নবী করীম (সঃ) যখন সূরা 
নাজ্ম্‌' পাঠ পূর্বক সিজদা করলেন এর্বং উপস্থিত সমস্ত জনতাও তার সংগে সংগে সিজদায় পড়ে গেল, তখন, 
আমি সিজদা করলাম না। বর্তমানে তার ক্ষতি পূরণ আমি এভাবে করি যে, এ সূরাটি পাঠ কালে আমি কক্ষণই, 
সিজদা না করে ছাড়ি না। 

ইব্‌নে সা'আদ বলেছেন, ইতিপূর্বে নবৃয়্যতের পঞ্চম বর্ষের রজব মাসে সাহাবা-এ কেরামের একটি সংক্ষিপ্ত দল 
আবিসিনীয়ার দিকে হিজরত করেছিল । এ বছরই রমজান মাসে রসূলে করীম (সঃ) কুরাইশদের সাধারণ সম্মেলনে : 
সূরা আন্-নাজ্মূ তেলাওয়াত করলেন এবং মু'মিন ও কাফের সকলেই তার সাথে সিজদায় পড়ে গেল। 
আবিসিনীয়ায় হিজরত করে যাওয়া লোকদের নিকট এ খবর পৌছিল ভিন্ন এক রূপ নিয়ে । তাতে বলা হল যে, 
মক্কার কাফেররা সব মুসলমান হয়ে গেছে। এরূপ সংবাদ পেয়ে হিজরতকারীদের মধ্যে কিছু লোক নবুয়্যতের ৫ম 
বর্ষে মক্কায় ফিরে এলেন। কিন্তু তারা এখানে ফিরে এসে দেখতে পেলেন, যুল্মের চাকা পূর্বানূরূপই সব কিছু 
নিশ্পিষ্ট করে চলছে। শেষ পর্যন্ত তারা পুনরায় হিজরত করে আবিসিনীয়ায় চলে যান। এ প্রেক্ষিতে এ কথা 
নিঃসন্দেহে জানা যায় যে, এ সূরাটি নবুয়্যতের ৫ম বর্ষে অবতীর্ণ হয়েছিল। 


এ 
জা, 


SEES 


৩2 


ৰঃ 


ৃ 
A 
Y 
) 
) 
| 
f 
A 
A 


৯৯৯১৯৯৯০০০৩ 


৯৯৯১৯৬১১১৯১ 


০:০৯ 


ea) 


ত 


০৩০০০৩০০০১৩ 


0০০০১০৫০২০০) 


এতিহাঁসিক পটভূমি 8 নাযিল হওয়ার সময়-কাল সংক্রান্ত এ বিস্তারিত আলোচনা হতে যে 
অবস্থার মধ্যে এ সূরাটি নাযিল হয়েছিল তাও জানা যায়। নবুয়্যত লাভের পর পাঁচটি বছর পর্যন্ত রসূলে করীম 
(সঃ) কেবলমাত্র অপ্রকাশ্য বৈঠক-মজলিসে ও বিশেষ বিশেষ অনুষ্ঠানে আল্লাহর কালাম শুনিয়ে শুনিয়ে 
লোকদেরকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান জানাচ্ছিলেন। এ দীর্ঘ সময়ের মধ্যে কোন সাধারণ জন-সমাবেশে 
কুরআন মজীদ পড়ে শুনাবার কোন সুযোগই তার হয়নি। কাফেরদের কঠিন প্রতিরোধই ছিল তার পথের 


হু সু পু 


টুকু 


AANA 
৬2৩44 55 


হু হু হু সম 
প্রতিবন্ধক । রসূলে করীম সেঃ)-এর ব্যক্তিত্ব, তার তাবলীগী কার্যাবলী ওতৎপরতায় কি তীব্র আকর্ষন ছিল এবং 
কুরআন মজীদের আয়াতসমূহে কি সাঙ্ঘাতিক রকমের প্রভাব ছিল, সে বিষয়ে তারা সবিশেষ অবহিত ছিল৷ এ 
কারণেই তারা নিজেরাও এ কালাম না শুনবার এবং অন্যরাও যাতে শুনতে না পারে, সে জন্যে চেষ্টা ও যত্নের 
কোন ক্রটি করতো না। রসূলে করীম (সঃ)-এর বিরুদ্ধে নানা প্রকারের ভুল ধারণা প্রচার করে কেবলমাত্র 
নিজেদের মিথ্যা প্রচারণার বলে তার এই দ্বীনী আন্দোলনের দা'ওআতকে অবরুদ্ধ ও দমন করে দিতে চেয়েছিল । 
এ উদ্দেশ্যে একদিকে তারা নানা স্থানে এ কথা রটিয়ে বেড়াচ্ছিল যে, মুহাম্মদ বিভ্রান্ত হয়ে গিয়েছে এবং এক্ষণে 
অন্য লোকদেরকে বিভ্রান্ত ও পথভ্রষ্ট করতে চেষ্টা করছে। অপর দিকে তিনি যেখানেই কুরআন গুনাবার জন্যে 
চেষ্টা করতেন সেখানে হট্টগোল, কোলাহল ও চিৎকার করা তাদের একটা স্থায়ী নিয়ম হয়ে দাঁড়িয়েছিল । তাকে 
কি কারণে পথভ্রষ্ট ও বিভ্রান্ত বলা হচ্ছে, লোকেরা যাতে তা জানতেই না পারে, এরূপ করার মূলে তাই ছিল 
তাদের একমাত্র উদ্দেশ্য । 

এরূপ অবস্থায় একদিন রসূলে করীম (সঃ) হারাম শরীফের মধ্যে ভাষণ দেবার জন্যে আকস্মিকভাবে দাঁড়িয়ে 
গেলেন। এখানে কুরাইশ বংশের লোকদের একটা বিরাট সমাবেশ হয়েছিল। এ সময় আল্লাহতা'আলার তরফ 
হতে রসূলে করীম (সঃ)-এর মুখে যে ভাষণটি বিঘোষিত হয়, তাই আমাদের সামনে রয়েছে সূরা আন্-নাজ্ম্‌ 
রূপে । এ কালামের প্রভাব এত তীব্র'হয়ে দেখা দিয়েছিল যে, তিনি যখন এ শুনাতে শুরু করলেন, তখন তার 
বিপরীত চিৎকার ও কোলাহল করার কোন হুশই বিরুদ্ধবাদীদের ছিল না। ভাষণ শেষে নবী করীম (সঃ) যখন 
' সিজদায় পড়ে গেলেন, তখন তারাও সিজদায় পড়ে গেল। এ ছিল তাদের একটা বড় দুর্বলতা । এ দুর্বলতা যখন ' 
তারা দেখিয়ে ফেললো, তখন তারা বিশেষ ভাবে বিব্রত হয়ে পড়লো । সাধারণ লোকেরাও তাদেরকে তংসনা 
করতে লাগল এ বলে যে, যে কালাম শুনতে তারা অন্য লোকদেরকে নিষেধ করে বেড়াচ্ছে, তারা নিজেরাই সে 
কালাম শুধু যে মনোযোগ সহকারে শুনেছে তাই নয়, বরং হযরত মুহাম্মদ (সঃ)-এর সাথে তারা সিজদাও করেছে। 
লোকদের এ ভর্তসনা হতে বাচবার জন্যে তখন তারা একটা মিথ্যা কথাও বলতে শুরু করলো। তারা বলতে 
লাগল, দেখুন আমরা তো শুনতে পাচ্ছিলাম যে, মুহাম্মাদ (সেঃ), 47৯1 ৮১০০1 ৪১৮০ ১71 5০41 sl 
পড়ার পর যেন পড়ছেন- 234 ৬-+৮০৮৮৬ ০/১ ৮৮১1 101 75 ০ এএই উচ্ছসম্মানিত দেবী । 
আর তাদের শাফাআত পাওয়ার খুবই আশা করা যায়'। এ কারণে আমরা মনে করেছিলাম, মুহাম্মদ আমাদের 
আকীদা-বিশ্বাসের পথে ফিরে এসেছে । এ কারণেই আমরা তার সংগে একত্রিত হয়ে সিজদা করতে কোন দোষ মনে 
করিনি । 

অথচ তারা যে বাক্য ক'টি শুনতে পেয়েছে কালে দাবী করেছে,এই গোটা সূরার পূর্বাপর প্রেক্ষিতের সাথে তার 
বিন্দুমাত্রও সামঞ্জস্য আছে এবং তাতে এই বাক্য ক"টিও পড়া হয়ে থাকতে পারে, এরূপ কথা কেবলমাত্র 
পাগলেরাই চিন্তা করতে পারে। 


বিষয়বস্তু ও মূল বক্তব্যঃ মক্কার কাফেরগণ কুরআন মজীদ ও হয়রত মুহাম্মদ (সঃ)-এর বিরুদ্ধে যে 
আচরণ অবলম্বন করে আছে, তা যে একান্তই ভুল সে কথা জানিয়ে দেয়! ও তাদেরকে এ বিষয়ে সতর্ক করে 
দেয়াই এ ভাষণটির মূল বিষয়বস্তু ৷ 

কথা শুরু করা হয়েছে এভাবে যে, মুহাম্মদ (সঃ) কোন বিভ্রান্ত ও পথভ্রষ্ট ব্যক্তি নন, তোমরা যেমন তার সম্পর্কে 
রটিয়ে বেড়াচ্ছ। ইসলামের এই শিক্ষা ও দা'ওআত তিনি নিজের কল্পনা হতেও বানিয়ে নেন নি- যেমন তোমরা 
মনে করে নিয়েছ। বরং তিনি যা কিছু পেশ করছেন, তা একান্তই অহী- অহী ছাড়া আর কিছুই নয়, যা তার প্রতি 
নাযিল করা হয়। তোমাদের সামনে তিনি যে মহাসত্য বর্ণনা করেন, তা তার নিজের ধারণা-অনুমান-কল্পনায় 
রচিত নয়। তা সবই তার নিজ চোখে প্রত্যক্ষ ভাবে দেখা মহাসত্য-বিশেষ। এ জ্ঞান তাকে যে ফেরেশতার 


Mea Sr Se CACY SANA CEC DD CCEA CNS AACE CD DD > MDD Pf 


2৩১০০১০০৯০০ 


NE 


fo 
€ 
॥ 
্‌ 
$ 
র্‌ 
$ 


A 


১ 


১৮১৮৯ 


ro 


Sey Sf, 


ARERR ERRATA ASS 


COOSA 


তং ৫ 


চু 
কুক হু ALRITE TTS SLT TDS TST RSE 


gr 
Ct 


16 


সুরা আন্-নাজম.৫৩ ১২১ পারা২৭ 


১:22 
মাধ্যমে দেয়া হয়, তাকে তিনি নিজে দেখতে পেয়েছেন। তার খোদার বিরাট মহান নিদর্শনাবলী তাকে 
প্রত্যক্ষভাবে ও সরাসরি দেখিয়ে দেয়া হয়েছে। তিনি নিজের কল্পনার ভিত্তিতে কোন কথা বলেন না, যা বলেন, 
নিজের চোখে প্রত্যক্ষভাবে দেখে তবে বলেন ৷ কোন অন্ধ ব্যক্তি যদি দৃষ্টিমান ব্যক্তির সাথে ঝগড়া করে- এমন 
জিনিস নিয়ে যা সে নিজে দেখতে পায় না. দেখতে পায় চক্ষুম্মান ব্যক্তি, তাহলে যে হাস্যকর পরিস্থিতির উদ্ভব হয় 
এক্ষণে ঠিক তাই হচ্ছে। এরপর পর-পর তিনটি বিষয়ে কথা বলা হয়েছেঃ 

১. শ্রোতাদের বুঝানো যে, তোমরা যে ধর্মের অনুসরণ কর নিছক ধারণা-অনুমান ও মনগড়াভাবে ধরে- নেয়া 
কতকগুলো কথার উপরই. তার ভিত্তি সংস্থাপিত । তোমরা লাত-মানাত ও উযযার ন্যায় কতিপয় দেবীকে উপাস্য 
বানিয়ে নিয়েছ, অথচ প্রকৃত “ইলাহ্‌' হওয়ার ব্যাপারে এগুলোর একবিন্দুও অংশ নেই । তোমরা ফেরেশতাগণকে 
মনে করে বসেছো খোদার কন্যা-সন্তান। অথচ তোমরা নিজেরা কন্যা-সন্তানকে নিজেদের জন্য লজ্জাকর মনে 
কর। তোমরা নিজেরা ধরে নিয়েছ যে, তোমাদের এ সব মা'বুদ আল্লাহতা'আলা দ্বারা তোমাদের কাজ উদ্ধার 
করিয়ে দিতে পারে । অথচ আসল ব্যাপার এই যে, তারা তো দূরের কথা, স্বয়ং খোদার নিকটবর্তী ফেরেশতাগণও 
একত্রিত হয়ে আল্লাহ দ্বারা কোন কথা মানিয়ে নিতে পারে না। তোমরা এ ধরনের যে সব আকীদা-বিশ্বাস গ্রহণ 
করে নিয়েছ, তার মধ্যে কোন একটাও কোনরূপ নির্ভুল জ্ঞান কিংবা কোন প্রমাণের উপর ভিত্তিশীল নয়। বরং এর 
পশ্চাতে রয়েছে কিছু কামনা-বাসনা, যার কারণে তোমরা কতিপয় ভিত্তিহীন ধারণাকে প্রকৃত সত্য মনে করে 
নিয়েছ। তোমরা এরূপ একটা অতিবড় ও মৌলিক ভূলৈর মধ্যে নিমজ্জিত হয়ে রয়েছ। বস্তুতঃ দ্বীন তো সেটিই 
সত্য ও যর্থথ যা প্রকৃত ব্যপারের সাথে সামঞ্জস্যশীল। প্রকৃত সত্য তো লোকদের কামনা-বাসনার অধীন হয়না 
কখনও । তারা নিজেদের ইচ্ছামত যেটিকেই প্রকৃত সত্য মনে করবে, সেটিই প্রকৃত সত্য হয়ে যাবে এমন কথা 
কখনও হতে পারে না। প্রকৃত সত্যের সাথে সংগতির জন্য নিছক ধারণা-অনুমান কোন কাজ করতে পারে না, এ 
তার সাধ্যের অতীত ৷ বরং প্রকৃত সত্যের সাথে সংগতি হতে পারে জ্ঞান ও বিবেক-বুদ্ধির সাহায্যে । এ জন্যে 
সঠিক বিবেক-বুদ্ধি ও নির্ভুল জ্ঞান অপরিহার্য । কিন্তু সেই নির্ভুল জ্ঞান ও সত্যিকার বিবেক-বুদ্ধির কথা তোমাদের 
সামনে পেশ করা হলে তোমরা তা হতে বিমুখ হয়ে থাক, তা গ্রহণ কর না। বরং সত্য-সঠিক কথা যে ব্যক্তি 
তোমাদের সামনে পেশ করে তাকেই তোমরা বল 'গমরাহ'- 'পথত্রষ্ট' । এ ধরনের একটা মারাত্মক তুল ও 
বিভ্রান্তিতে তোমাদের নিমজ্জিত হয়ে পড়ার আসল কারণ হ'ল, তোমরা পরকালের বিষয় কোন চিন্তাই কর না। 
ইহকাল ও বৈষয়িকতাই তোমাদের একমাত্র প্রার্থিত ও কাম্য হয়ে রয়েছে। এ কারণে প্রকৃত সত্যের জ্ঞান লাভ . 
করার দিকেও তোমাদের কৌন আকর্ষণ নেই, যে সব আকীদা-বিশ্বাস তোমরা অনুসরণ করে চলেছ, তা প্রকৃত 

সত্য-অনুরূপ ও তার সাথে পুরোপুরি সংগতিপূর্ণ কি না, সে ব্যাপারে মাথা ঘামাবার কোন প্রয়োজনও তোমরা 

বোধ কর না। 

২.লোকদেরকে বলা হয়েছে যে, আল্লাহতা*আলাই সমগ্র বিশ্বলোকের একচ্ছত্র মালিক ও নিরংকুশ অধিকর্তা । যে 

লোক তার দেখানো পথের অনুসারী, সেই সত্যানুসারী। যে লোক তার প্রদর্শিত পথের পথিক নয়, সেই পথত্রষ্ট। 
পথত্রষ্টের ভ্রষ্টতা ও সত্যানুসারীর সত্যানুসরণ তীর কিছুমাত্র অজানা নয়, নয় অগোচরীভূত। প্রত্যেকের আমল 

সম্পর্কে তিনি পুরোপুরি অবহিত । আর তার নিকট অন্যায়ের প্রতিফল খারাপ এবং ন্যায় ও সত্যের প্রতিফল ভাল 

ও উত্তম হওয়া একান্তই অবশ্যন্তাবী। তোমরা তোমাদের মনগড়া ধারণার ভিত্তিতে নিজেদেরকে কি মনে কর, আর 

নিজেদের পবিত্র হওয়ার কথা নিজেদের মুখে যতই প্রচার করে এবং নিজেদের সম্পর্কে যত বড় বড় দাবী করে 

বেড়াও না কেন, চূড়ান্ত ফয়সালা তো তার ভিত্তিতে কক্ষণই হবে না। বরং চূড়ান্ত ফয়সালা হবে এ কথার ভিত্তিতে 

যে, আল্লাহ তোমাদেরকে মুত্তাকী" বলে জানেন; কিংবা গুমরাহ বলে। তোমরা যদি বড় বড় গুনাহের কাজ 

পরিহার করে চল তাহলে আল্লাহর রহমত এতই ব্যাপক যে, তিনি ক্ষুদ্র অপরাধ নিজ হতেই মা'ফ করে দেবেন। 


ERE RRR Se rt 


SEN 


০22 


DITA TATL A Ade 


সে 


ৃ 
€ 
ৃ 
n 
f 


৯৮৮১৯ 


তত 


হি ০০৩০০৩০১০০০০০০০৭০০৭০১৭5 


৩4525252555 


নথ 


সূরা আনু-নাজম.৫৩ ১২২ পারা২৭ 
(8 ০০০০০০০৩৩০৬০০৩৩৩৩০৩০০০০১৯০০১১০০১০০০১০৯১০১০১০১০১ 
খু ৩.কুরআন মজীদ নাযিল হওয়ার শতশত বছর পূর্বে হযরত ইবরাহীম ও হযরত মূসা (আঃ)-এর সহীফাসমূহে 
সত্য দ্বীনের যে ক'টি মৌলিক বিষয় বিবৃত হয়েছে, তা এ সূরার মাধ্যমে লোকদের সম্মুখে পেশ করা হয়েছে। 
মুহাম্মদ (সঃ) কোন অভিনব ও অপূর্ব দ্বীন নিয়ে এসেছেন এরূপ কোন ভুল ধারণায় লোকেরা নিমজ্জিত হয়ে না 
পড়ে, বরং তারা যেন জানতে পারে যে, এ গুলো হল মৌলিক মহাসত্য এবং শাশ্বত ও চিরন্তন- খোদার নবী ও 
রসূলগণ চিরকালই এ মহাসত্য লোকদের সম্মুখে পেশ করে এসেছেন। সে সব সহীফা হতে এ কথাও এতে উদ্ধৃত 
হয়েছে যে, 'আদ, সামুদ, নূহের জাতি ও লুতের জাতির ধ্বংস কোন তাৎক্ষণিক ও আকস্মিকভাবে সংঘটিত 
ঘটনাবলীর পরিণতি নয়। আল্লাহতা"আলা তাদেরকে যে যুল্ম ও খোদাদ্রোহিতার অনিবার্য প্রতিফল হিসাবেই 
ধ্বংস করেছিলেন যা হতে আজকের মক্কার কাফেররা বিরত থাকার জন্য কিছুতেই প্রস্তুত হচ্ছে না। 

এ কথা ও বিষয়সমূহের উল্লেখের পর ভাষণের সমাপ্তি করা হয়েছে এ কথা দিয়ে যে, চূড়ান্ত ফয়সালার জন্যে 
নির্দিষ্ট সময় সমুপস্থিত প্রায়। তাকে কেউই প্রতিরুদ্ধ করতে পারে না। সেই নির্দিষ্ট মুহূর্তটির উপস্থিতির পূর্বেই 
মুহাম্মদ (সঃ) ও কুরআনের মাধ্যমে তোমাদেরকে ঠিক সেভাবেই সতর্ক ও সাবধান করে দেয়া হয়েছে যেমন করে 
পূর্ববর্তী লোকদেরকে সাবধান করা হয়েছিল। এখন তোমরা কি এ ব্যাপারটিকে অভিনব ও বিরল বলে মনে 
করছো? ---- এ জন্যই কি তোমরা একে ঠাট্টা ও বিদ্রুপ করছো? আর এ কথা শুনার জন্য প্রস্তুত হচ্ছ না ? 
আওয়াজ আসলেই তোমরা হট্টগোল ও কোলাহল করতে শুরু করে দাও- যেন অন্য কেউই তা শুনতে না পায়? 
তোমাদের এ নির্লজ্জতার জন্যে তোমাদের কি কান্নার উদ্রেক হয় না? তোমাদের এ আচরণ হতে বিরত হও, 
আল্লাহর নিকট নতি স্বীকারের- অবনমিত হও এবং একমাত্র তারই বন্দেগী ও দাসত্ব কবুল কর। 

সূরাটির উপসংহারের এ কথাগুলো অত্যন্ত মর্মস্পর্শী, অতিশয় প্রভাবশালী । এ কথাগুলো শুনে কঠিন-কঠোর 
খোদাদ্রোহী লোকেরাও নিজেদেরকে সংবরণ করতে পারেনি । রসূল করীম (সঃ) যখন খোদার কালামের এ 
বাক্যসমূহ পাঠ করে সিজদায় পড়ে গেলেন তখন উপস্থিত সমস্ত লোকই স্বতঃস্ফৃত ভাবে তার সংগে সংগে 
সিজদায় পড়ে গেল। 


2D) 


তি 


na 


DDD TD 


সত 


DD 


0 


SAL SAS ACCC CaS ACA CALCOT 


2 TT TSE RES 


A 


STATS TS ETS SETTLE SE TS SSS 


সুরা আনৃ্-নাজম.৫৩ ১২৩ 


পারা২৭ 
3 
৪০ 


সি ক 


হেত হত 2৫55 
৯৮৭3 ১৬৯ (or! 
ন ১৪১০৮ 


ষ্ঠ 


১৩৮ ৩ 5 ole 6% 0 85519) AG 


বিপথগামী না আর তোমাদের সঙ্গী পথভ্রষ্ট না অস্তমিত হয় 


2০০৩১০০০০৩২ 


যখন তারকার শপথ 


হয়েছে হয়েছে 
EE 
+ ০9% L ১১ ILO ৬ (9542 2 
ট (যা) অবতীর্ণ অহী এছাড়া তা নয় বৃত্তির হতে সে কথা বলে না এবং 

নি তাড়না 
1 এ 711 চু. পল 
০৮7৪ ৮৮১৫ ১৯ ০) 5৯2) ৩৮৬৬০ de 
রি 

টা সেস্থির হয়ে অতঃপর কৌশলসম্পন্ন শক্তিতে (জিবরাইল) তাকে শিক্ষা 
(দাড়িয়ে)ছিল অত্যন্তপ্রবল দিয়েছে 


১. শপথ তারকার- যখন তা অন্তমিত হল’, 

২. তোমাদের সঙ্গী না পথ ভ্রষ্ট হয়েছে, না বিভ্রান্ত২; 

৩. সে নিজের মনের ইচ্ছায় বলেনা! 

৪. ইহা একটি ওহী যা তার প্রতি নাযিল করা হয়। 

৫-৬ তাকে মহাশক্তিধর শিক্ষা দিয়েছে, যে বড় কৌশলী৩। সে সামনে এসে দাড়িয়ে ছিল। 


কুহু 


CE 


জল 


ERASE 


১। অর্থাৎ যখন শেষ তারা অন্তমিত হয়ে উষার আবির্ভাব হলো । 
২ । রফীক (সহচর) অর্থাৎ রসূলুল্লাহ (সঃ) । তাকে রফীক বলা হয়েছে, কারণ তিনি মক্কার কাফেরদের কাছে কোন অপরিচিত f 

ছিলেন না । বরং তিনি তাদের মধ্োোই জন্মলাভ করে শৈশবকাল থেকে যৌবণ ও যৌবন থেকে পৌঢ় বয়সে উপনীত হয়েছেন। - অর্থাৎ 
রসূুল্লাহ (সঃ) তোমাদের জানা-শোনা অতি পরিচিত ব্যক্তি । উজ্জল প্রভাতের মত একথা অতিস্পষ্ট পরিষ্কার যে তিনি আস্ত বা ভ্ৰষ্ট 


মানুষ নন। 
৩। এখানে আল্লাহতা'আলাকে বোঝানো হয়নি, বরং এর অর্থ জিবরাঈল (আঃ) । পরবর্তী বর্ণনা থেকে একথা স্বতঃই প্রকাশ পায়। 


kL 
হু পু হু সু ০: ১:১৯:১১ 


ক 


জপ 


Nu Nea 


সূরা আন্-নাজম.৫৩ ১২৪ পারা২৭ 


555 ৩৫০০৫৩০৩৩২০৩০৩৮৯৯৯প৯৯৮৯৯১৯১৯৮৯৯১৮ ১৯১১১৮১১৯১১ কম 
॥ Ie Arr 1, 2 ৮5 টু “ RM 


৮2৫ YY রি ৮ 1 ৰি 

53 ০৪১ ০৬৩৩১ ১ ০ 03০৯) NCEE ৮৯ ১ 

দূরত্বে সে হল ফলে উপরে অতঃপর সেনিকটবর্তী এরপর উদ্ধ দিতে I এবং 
ঝুলে থাকল হল (ছিল) 


পে ৬১৫2 ০ নর 15০৫ রে Z 

LOGS L ৬৩০ UL sb 03১ 2 ৬১০৯ 

না ওহী যা তার (অর্থা হী অতঃ দু 
SE LE as A es 


[রর ৩ nd ৫212 LAr ss তিক পণ তপু 
€) ০৪৮, ও (4৩ ০০১৫৩ 0৫90৩ ১1০ ৬ 
সে দেখেছে যা (তার) তার সাথেতোমরা এখনকি সেদেখেছে যা (তার) মিথ্যা বলেছে 
উপর ঝগড়া করছ অন্তর 
ভি 277) 20d 2 নি Y 1242 2427 Ine aid + 
(৬০৮০ ৯১৩৯ ৩০৪ OUP 20৮50 ৪ 5 
_ (জড়জগতের) কুলগাছের কাছে আরও একবার  অবতরণে সে তাকে নিশ্চয় এবং 
শেষপ্রান্তে (আসল আকৃতিতে) দেখেছে 


৭. যখন সে উচ্চতর দিগন্তে অবস্থিত ছিল, 
৮. পরে নিকটে আসল এবং উপরে ঝুলে থাকল- 

৯. এমনকি দুই ধনুকের সমান কিম্বা তা হতে কিছুটা কম দুরত্ব থেকে গেল, 

১০. তখন সে আল্লাহর বান্দাকে ওহী পৌঁছাল, তাকে যে ওহী-ই পৌছানোর ছিল। 
১১. দৃষ্টি যা কিছু দেখল, দিল্‌ তাতে মিথ্যা সংমিশ্রন করেনি । 

১২. এখন তোমরা কি দে ব্যাপারে তার সাথে ঝগড়া কর যাসে নিজ চোখে দেখেছে। 
১৩-১৪ আর একবার সে সিদরাতুল মুনতাহার৭ নিকট তাকে অবতীর্ণ হতে দেখেছে। 


৪1 দিগন্ত অর্থাৎ আসমানের পূর্বপ্রান্ত যেখান থেকে সূর্য উদিত হয় এবং দিনের আলো বিকশিত হয়। অর্থাৎ জিবরাঈল (আঃ) যখন 
প্রথমবার নবী করীমের দৃষ্টিপথে পড়েন সে সময় তিনি আকাশের পূর্বধান্তে দৃশ্যমান হয়েছিলেন। 

৫। অর্থাৎ আসমানের পূর্বপ্ান্তে উর্ধ্বে দৃশ্যমান হওয়ার পর জিবরাঈল (আঃ) রসূলুল্লাহর (সঃ) দিকে এগিয়ে আসতে থাকেন; এবং 
অগ্রসর হতে হতে শেষ পর্যন্ত তিনি রসূলুল্লাহ্‌র উর্ধ্বে শূন্যে অবস্থিত হলেন। তারপর তিনি তার দিকে নেমে এসে তার এতটা নিকটবর্তী 
হন যে তাঁদের মধ্যে মাত্র দুইধনুক বা তার থেকে কিঞ্চিত কম ব্যবধান বর্তমান ছিল। সমস্ত ধনুক এক প্রকারের হয় না, সেজন্যে 
দুরত্বের পরিমাপ বলতে গিয়ে দুই ধনুকের সমান বা তার থেকে কিছু কম বলা হয়েছে। 

৬। অর্থাৎ দিনের আলোকে পূর্ণ জাগ্রত অবস্থায় উন্ক্ত চক্ষে মৃহাম্মদ (সঃ) যে দিব্যদর্শন করলেন তার প্রতি তার অন্তর এ সাক্ষ্য দিলোনা 
যে- এ দৃষ্টি-ত্রম বা কোন দানব বা শয়তান আমার দৃষ্টিতে উদয় হয়েছে, অথবা আমার সামলে কোন কাল্পনিক মূর্তি উদিত হয়েছে; আর 
আমি জাগ্রত অবস্থায় কোন স্বপ্ন-দর্শন করছি। বরং তার চক্ষু যে দৃশ্য অবলোকন করছিল তার অন্তকরণ যথার্থরূপেই তা উপলব্ধি 
করছিল। এ বিষয়ে তাঁর অত্তকরণে বিন্দুমাত্র সন্দেহ-সংশয় ছিলনা যে- তিনি যা'কে দেখছিলেন, তিনি ছিলেন প্রকৃতপক্ষে জিবরাঈল 
(আঃ), এবং যে-বাণী তিনি দান করছিলেন তা ছিল প্রকৃত পক্ষে আল্লাহতা'আলারই পক্ষ থেকে প্রত্যাদেশ-বাণী । 

৭। আরবী ভাষায় বদরী বৃক্ষকে 'সিদরা' বলে। মুনতাহা অর্থ শেষপ্রান্ত । 'সিদ্রাতুলমুনতাহা'- এর আভিধানিক অর্থ হচ্ছে-“সেই 
বদরীবৃক্ষ যা শেষ প্রান্তে অবস্থিত" জড়জগতের শেষ প্রান্তে অবস্থিত সেই বদরী গাছ কি ব্রকম এবং তার যথার্থ স্বরূপ 9 প্রকৃতি কি তা 
আমাদের পক্ষে জানা দুঃসাধ্য । এ হচ্ছে খোদার বিশ্বকারখানার সেইসব গুপ্ত রহস্যের অন্তর্গত যা আমাদের বোধগম্যতার বহির্ভূত । যা 
হোক, অন্ততঃ এতটুকু বোঝা যায় যে- তা এন্্রপ কোন বস্তু আল্লাহতা 'আলার কাছে যার জন্যে মানবিক ভাষায় 'বদরী" ছাড়া অন্য কোন 
শব্দ সংগতভাবে প্রযুক্ত হতে পারেনি । 
১4৩৩৬৩৩222৫ 


০০০০০১০৮০০৩ 


২৩০০৩০০০৩০৩ 


ন 


RRARER RARER ENR EC NRL Ce Ln a NESTA TALES ENS 
(] 


1 


সূরা আন্-নাজম.৫৩ ১২৫ পারা২৭ 


h 


ELL ICR A 2৫৫ 
EY ১) ১ প্র 


যখন বসবাসের জান্নাত 


করেছিল 
নি 
fs wd 010৩ ০ eR 2 পাপঠ ডে / 
A Ss 5) ৩৩৪) 9৫6 0 5 PF fh 
A তার নিদর্শনাদি সে দেখেছে নিশ্চয় সীমালংঘন না আর দৃষ্টি বিভ্রমহয়েছে ন! 
রৰের করেছে 


1 212 টি 85৩ দত নিউ 122 

2301 8৮০ 2 88 Ell ALF ও SAS 

তৃতীয় মানাত এবং উযযা ও লাত তোমরা তবে কি বড় বড় 
(সম্বন্ধে) (ভেবে)দেখেছ 


৪০ Bl এ 90 এ নি রা NEES) 
টা 


বন্টন তাহলে এ 


(নির্ধারণ কর) 


১৫. যেখানে নিকটেই জান্নাতুল মাওয়া রয়েছে। 
১৬. তখন “সিদরার' উপর সমাচ্ছন্ন হতেছিল, যা কিছুই আচ্ছন্ন হতেছিল। 
১৭. দৃষ্টি না ঝলসে গেছে, না সীমা অতিক্রমকারী হয়েছে। 

১৮. আর সে তার খোদার বড় বড় নির্দশনাদি দেখেছে” । 

১৯-২০. এখন বল, তোমরা কি এই ‘লাত’ এই 'উজ্জা' এবং তৃতীয় আর একটি দেবী 'মানাত' এর প্রকৃত ব্যাপার 
সম্পর্কে কখনও কিছু চিন্তা-বিবেচনা করেছন? 

২১. তোমাদের জন্যে কি পুত্র সন্তান! আর কন্যাগুলো খোদার জন্যে১০? 

২২. এতো বড় প্রতারণা-পূর্ণ বন্টন! 


৮। এ আয়াত এ বিষয়টি স্পষ্ট ও পরিষ্কার করে দেয় যে, রসূলুল্লাহ (সঃ) আল্লাহতা আলাকে নয় বরং তার মহান মহিমান্বিত নিদর্শনিসমূহ 
দেখেছিলেন; এবং যেহেতু পূর্বাপর প্রসংগ অনুযায়ী এ দ্বিতীয় সাক্ষাৎও সেই সত্তার সংগে হয়েছিল ধার সংগে তার প্রথম সাক্ষাৎ ঘটেছিল, 
সে জন্যে বাধ্য হয়ে এ কথা স্বীকার করতে হয় যে উর্ধ্ম দিগন্তে প্রথমবার তিনি যাঁকে দেখেছিলেন তিনিও আল্লাহ ছিলেন না, এবং 
দ্বিতীয় বার তিনি সিদরাতুল মুনতাহার নিকটে যাকে দেখেছিলেন তিনিও আল্লাহ নন। তিনি যদি এই ঘটনার মধ্যে কোন অবস্থায় আল্লাহ 
জাললাশানুহকে দেখতেন- তবে তো তা এতবড় কথা ছিল যে, এখানে অবশ্যই তা পরিষ্কার রূপে ব্যক্ত করা হতো। 

৯। অর্থাৎ মুহাম্মদ (সঃ) যে শিক্ষা তোমাদেরকে দিচ্ছেন তোমরা তাকে ভ্রান্তি ও পথত্রষ্টতা বলে অভিহিত করছো কিন্তু প্রকৃতপক্ষে 
আললাহতা'আলার পক্ষ থেকে তাঁকে এ শিক্ষা দান করা হচ্ছে; এবং তিনি যে সত্য সমূহের সাক্ষ্য তোমাদের সামনে দিচ্ছেন 
আল্লাহতা'আলা তাকে তার স্বচক্ষে সে সব দর্শন করিয়েছেন । সুতরাং তোমরা নিজেরাই চিন্তা কর, যে ধারণা ও বিশ্বাসের আনুগত্যের 
জন্যে তোমরা জিদ করে চুলেছ তা কিরূপ অযৌক্তিক; এবং এর যুকাবিলায় যে ব্যক্তি তোমাদের সরল পথ দেখাচ্ছেন তার বিরোধিতা 

করে তোমরা শেষ পর্যন্ত কাকে ক্ষতিগ্রস্থ করছো? 

১০। অর্থাৎ এই দেবীগুলিকে তোমরা বিশ্বপ্রভু আল্লাহতা'আলার কন্যা যনে করে নিয়েছো, এবং এই অর্থহীন শ্রষ্ট মনগড়া ধারণা করার 

সময় তোমরা এ কথাও চিন্তা করনি যে, তোমাদের নিজেদের জন্যে তো তোমরা কন্যা-সম্তানের জন্মকে অপমানকর মনে কর এবং : 
কামনা কর তোমাদের পুত্র-সম্তান লাভ হোক; কিন্তু আন্লাহত'আলার জন্যে যখন তোমরা সন্তান কল্পনা কর তখন কন্যা-সম্তান-ই 

৬১৩৩৩ ২৬৩১৩৩৩০০০১ 


শপ Se co 


৫৫ ৩৩ re rr DD DS CAC CES ১৯৯৯১ 


৩৫৩৫৫৬4৫455 


A 


সূরা আন্-নাজম.৫৩ | ১২৬ পারা২৭ 


তি 


222) 


টি 
521৫ রা 


PDA TODS 


টু 


৫৩০৩৯ 


টি 


পাতে 


১৬ 


TTY 


2৩2৩ 


ত 


yD) 


তত 


Ld টা 1 Ad 2 2/ 122 s ৬৬৫ 

Ld ঃ ৬৬ রি সি 
০০৩১ €9 (5৮55 রর ১৩০৯) 169 (৬৪ ৮৫ 
আল্লাহর বস্তুত সে কামনা যা মানুষের জন্যে কি হেদায়াত তাদেররবের 

জন্যে করে (প্রাপ্যহয়) 
1 A 10 ৬ A 2 এ HEA EN 27776-222 4 
0 BD ৬৯৯০০ 3 ৩১৯ ৩৪ ৮ 2 (৯৯) 9 শু ৯৯ 
না আকাশমন্ডলীর মধ্যে ফেরেশতা কতইনা এবং ইহকাল ও পরকাল 

| আছে 
2215-2৮-12 22 
2) ০১৩ 0 ৯০4০৪ ৮ ভি eer ০৪০০ 
আল্লাহ অনুমতি দিবেন পরে (যখন) এছাড়া কিছুই তাদের সুপারিশ কাজে 
যে 

আসবে 


২৩. আসলে এ কিছু নয়, শুধু কতগুলো নাম, যা তোমরা ও তোমাদের পূর্ব-পুরুষরা রেখে নিয়েছে। আল্লাহ এ 
সবের জন্যে কোন সনদ নাযিল করেননি । প্রকৃত ব্যাপার এই যে, লোকেরা নিছক ধারণা-অনুমানের অনুসরণ 
করছে, আর মনের কামনা-বাসনার ভক্ত সেজেছে । অথচ তাদের খোদার নিকট হতে তাদের নিকট হেদায়াত এসে 
গেছে। 

২৪. মানুষ যাই কামনা করে তাই কি তার প্রাপ্য অধিকার১১? 

২৫. ইহকাল ও পরকালের মালিক তো এক আল্লাহই । 


২৬. আকাশ মন্ডলে কত না ফেরেস্তা রয়েছে! তাদের শাফাআত কোন কাজেই আসতে পারে না, যতক্ষণ না 
মাল্লাহতা’'আলা এমন কোন ব্যক্তির পক্ষে তার অনুমতি দেবেন, 


১১। এই আয়াতের দ্বিতীয় প্রকার মর্ম এও গ্রহণ করা যায় যে- মানুষের কি এই অধিকার আছে যে সে যাকে ইচ্ছা তাকে উপাস্য গণ্য 


করবে ? এবং তৃতীয় প্রকার এক অর্থ এও হতে পারে যে- মানুষ এই উপাস্যগুলির কাছ থেকে সিজের কামনা সিদ্ধির যে আশা পোষণ 
করে তা কখনো কি পূর্ণ হতে পারে? ্ 
/ 


NANA EA ea co DAAC ১৯৮৯১ 


4৩445255255 


পু কুহু হু ১০০১০ রর D22৯ 
চর ৪ 


০০১ 


বিজ সি 


SAAC CCD > DDD TD TS 


2 


ঞ 
৯৮] 


সু RELATED SS 


পে ৩৪৮ সার ৫৩৭ 5 

১1৯৮৮ শু ১2৩৮1 ২১2৬৯) 

নেকী করেছে, (তাদেরকে) প্রতিফলদেন এবং তারা কাজ এ বিষয়ে মন্দ করেছে (তাদেরকে) 
যারা (যেন) করেছে যা যারা 


4৫ { ed 3 2 ৮ শপ গ্রে ৫5. ভরতে EE 05 2522 
$F 5 ৯৯ BS ৩৯৮৪ ৩০১০ ৩৬০ 


রত 
কিন্তু অশ্লীল কাজসমূহ ও গোনাহ বড় বড় বিরতথাকে যারা 
(হতে) 


পরহেজগারী (তার) সম্বন্ধে খুব জানেন তিনি তোমাদের নিজে তোমরা প্রশংসা না ভাই 
করে যে দের করে৷ 


৩১. আর পৃথিবী ও আকাশ মন্ডলের প্রত্যেকটি জিনিষের মালিক কেবলমাত্র আল্লাহ।-যেন১৩ আল্লাহতা'আলা 
অন্যায়কারীদেরকে তাদের আমলের প্রতিফল দেন এবং নেক ও ভাল আচরণকারীদেরকে শুভ প্রতিফল দিয়ে ধন্য 
করেন। 

৩২. যারা বড় বড় গুনাহ ও প্রকাশ্য স্পষ্ট অশ্লীল জঘন্য কাজকর্ম হতে বিরত থাকে- তবে কিছু অপরাধ তাদের 
দ্বারা ঘটে যায়। (স ক্ষেত্রে) তোমার খোদার ক্ষমাশীলতা যে অনেক ব্যাপক-বিশাল তাতে কোন সন্দেহ নেই। 
তিনি তোমাদেরকে সেই সময় হতে খুব ভালভাবেই জানেন যখন তিনি তোমাদেরকে পৃথিবী (মাটি) হতে সৃষ্টি 
করেছেন আর যখন তোমরা তোমাদের মায়েদের গর্ভে ভ্রণ-অবস্থায় ছিলে। অতএব তোমরা তোমাদের 
আত্মপবিত্রতার দাবি করো না। প্রকৃত মুস্তাকি কে, তা তিনিই ভাল জানেন। 


4 
| ১৩ উপর থেকে যে ভাষণ চলে আসছিল এখান থেকে পুনরায় সেই ডাষণেরধারা শুরু হয়েছে, অর্থাৎ মাঝখানে বলা বাক্যটি ত্যাগ করে NY 
L ভাষণের পারম্পর্য হবে নিম্নরূপঃ তাকে তার অবস্থার উপর ছেড়ে দাও, যাতে আল্লাহ কুকর্মকারীদেরকে তাদের কর্মের প্রতিদান দিতে Y 
L পারেন। ; 
CCC ACSC a CGS ACCS পতিত ance 2 Tr DDD Pt OA 


০০ == - ক কল লা লেল শল 


AS 


৩ 


সূরা আনৃ-নাজম.৫৩ ১২৯ পারা২৭ 


তা 


CAEN 24 AA EAA পে 
BIL OEM 52945 2 গু ৫5 
রি সামান্যই (অর্থ) 


2) 


র্‌ 
ADD 


১,১১৯ 


A 
তারকাছে আছে কি ক্ষান্ত হয় ও এবং  মুখফিরায় (তাকে) তুমি তবে কি | 
N দেয় (সত্যত্বীন হতে) যে দেখেছ ৃ 
৮২22911221৮ ৫৫5 AK ৫ [রর 
০৪০৮৮ 0 ৩ ~ ০1৪ ৮১ ৫১ ০৯৯ ও ্‌ 
সহীফাসমূহের মধ্যে (সে) সম্বন্ধে তাকেঅবহিত নাই কি দেখেছে তাই অদৃশ্যের কোনজ্ঞান |} 
আছে যা করাহয় ধ্েকৃতসত্যকে) সে RL 
? /,/ 24 44 YY 18 ৮ কী তি পা 12 পা ডা 1] 2 
8১) / ৯) ০ 03১ | Ar ০ ৬৯৯ 
কোন (তোএই) যে পূর্ণ করেছে | ইবরাহীমের ও টি 
বহণকারী (তার দায়িত্ব) 


বহণ 
করবে 
৮1৮1৮ 4৫ LOE পি 25. উট NA 
৯] uw ০৯১ 0 sour ৮১ 

এছাড়া মানুষের জন্যে নাই (এও) এবং অনোর 
করে যে 


৩৩. হে নবী! তুমি কি সেই ব্যক্তিকেও দেখেছ, যে খোদার পথ হতে ফিরে গেছে, 

৩৪. এবং সামান্য দিয়ে ক্ষান্ত হয়েছে২৪? 

৩৫. তার নিকট কি গায়েবের জ্ঞান আছে যে, সে প্রকৃত ব্যাপারটি দেখতে পাচ্ছে? 

৩৬-৩৭, সে কি সে সব বিষয়ে অবহিত হয়নি যা মূসার সহীফা সমূহে এবং সেই ইবরাহীমের সহীফা সমূহে বলে 
দেয়া হয়েছে- যে ওয়াদা পালন ও আত্মোৎসর্গ-করনের চরম পরাকাষ্ঠা দেখিয়েছে১৫? 

৩৮. -এই যে ,কোন বোঝা বহনকারী অন্য কোন লোকের বোঝা বহন করবে ন1১৬, 

৩৯. এবং এই যে, মানুষের জন্যে কিছুই নেই; কিন্তু শুধু তাই যার জন্যে সে চেষ্টা করেছে১৭। 


১০০৫৬৩৬৩০22 


Pans 


সু 


৫2557০5০০০০ 


CLE 


১৪। এখানে কুরাইশদের বড় সরদারদের অন্যতম অলীদ-বিন্‌ যুগীরার প্রতি ইংগিত কর! হয়েছে। এ ব্যক্তি প্রথমে রসূলুল্লাহ (সঃ) 
দা'ওআত গ্রহণ করতে উদ্যত হয়েছিল। কিন্তু যখন তার এক অংশীবাদী বন্ধু একথা জানতে পারলো যে অলীদ মুসলমান হওয়ার সংকল্প 
করেছে তখন সে তাকে বললোঃ তুমি পৈত্রিক ধর্ম ত্যাগ করোনা, যদি তোমার পরকালের শাস্তির আশংকা হয়, তবে আমাকে এত অর্থ 
দাও, আমি তোমার পরিবর্তে সেখানে শান্তি ভোগ করার দায়িত্ব গ্রহণ করছি। অলীদ এ কথা মেনে নিলো এবং খোদার পথে আসতে 
আসতে আবার ফিরে গেল। কিন্তু সে তার মুশরিক বন্ধুকে যে অর্থ দেয়ার সংকল্প করেছিলো তাও মাত্র কিছু পরিমান দিয়ে অবশিষ্ট 
দিলো না। 

১৫। এরপর সেই শিক্ষা-সমুহের সার বর্ণনা করা হয়েছে যা হযরত মূসা (আঃ) ও হযরত ইবরাহীমের (আঃ) গ্রন্থে অবতীর্ণ হয়েছিল! 
১৬। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি নিজে নিজের কৃতকর্মের জন্যে দায়ী । এক ব্যক্তির দায়িত্ব অন্যের উপর চাপানো যেতে পারেনা । কোন ব্যক্তি 

ইচ্ছা করলেও অন্য ব্যক্তির কৃতকর্মের দায়িত্ব নিজের ঘাড়ে গ্রহণ করতে পারেনা | অপরাধীর পরিবর্তে অন্য কোন ব্যক্তি শান্তি ভোগ 

করার জন্যে নিজ্দেকে পেশ করার কারণে প্রকৃত অপরাধীকে মুক্তি দেয়া যেতে পারেনা । 

১৭। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যা কিছু পাবে নিজের কৃতকর্মের ফলই পাবে। একজনের কর্মফল অন্য জন লাভ করতে পারেনা; এবং চেষ্টা ও 

কর্ম ছাড়া কোন ব্যক্তি কিছু পেতে পারেনা। 


= S ত 
SERRE ৫০০১৯৯১১০০০ IS 


ES 


৫ 


(৫৫৫০০২৩৫০২০ 


ক 


hn 


gp 


SSSA SSS 


৬৩ 


TESTE ST TE EA ERRATA পু 


IB 


সূরা আন্-নাজম.৫৩ 2৩০ পারা২৭ 


ন) 


5০০০০০০১০০৯ 


৬ 


চলতি ১2122 ৫. ৫ 12 

fll OE wm ও 2 

প্রতিফল তাকে প্রতিফল এরপর দেখান হবে 
দেওয়াহবে 


Bs I 2 HS BYE YS 


(এও) এবং সমাপ্তি তোমার রবের কাছেই 


LN 


bY @ 
NESE TSAR ILLITE T ERSTE OT. 


i (সবকিছুর) ) 
৫4 ৰ LA পাতি তি 
9 5 ৬৮১৬৩ 2 


বাচান এবং মারেন তিনিই 


2 ৫ 285 
পুণরায় 
যে 


৪০. এবং এই যে, তার চেষ্টা-প্রচেষ্টা খুব শীঘ্রই দেখা হবে; 

8১. এবং এর পূর্ণ প্রতিফল তাকে দেয়া হবে। 

৪২. আর এই যে, শেষ পর্যন্ত তোমার খোদার নিকটই পৌঁছাতে হবে। 

৪৩. আর এই যে, তিনিই হাসিয়েছেন এবং তিনিই কীদিয়েছেন১৮। 

88. আর এই যে, তিনিই মৃত্যু দিয়েছেন এবং তিনিই জীবন দান করেছেন। 

8৫-৪৬. আর এই যে, তিনিই পুরুষ ও স্ত্রীর জোড়া সৃষ্টি করেছেন এক ফোটা শুক্র হতে, যখন তা নিক্ষিপ্ত হয়। 
8৭. আর এই যে, দ্বিতীয় জীবন দানও তারই দায়িতৃভূক্ত। 

৪৮. আর এই যে, তিনিই ধনী বানিয়েছেন এবং বিষয়-সম্পত্তি দিয়েছেন । 


ft 


AEARIEARLIEARERLRL IATA 


১৮। অর্থাৎ সুখ ও দুঃখ উভয়েরই কারণ তারই পক্ষ থেকে ঘটে থাকে। সৌভাগ্য ও দুর্ভাগ্যের উৎস-মূল তারই হাতে । এই বিশ্ব- 
জগতের মধ্যে দ্বিতীয় এমন কেউ নেই ভাগ্যের ভাঙ্গা গড়ায় যার কোন প্রকারের সামান্যতম ক্ষমতাও থাকতে পারে। | 


উপ উজ 


র 
| 
A 
A 
A 
ly 
Y 
J 
X 
L 
KL 
\ 
L 
L 
L 
L 


CA 


তত 
৩০৩০০৩৩৩০২০ 


১০০৩৩০০৩৩০০ ১০০০৫ 
২8 ল্ল শ্লশিলশ্ল শ্্প লী 


& 


5) 


A 


| 
] 
L 


রি 


নৃহের জাতিকে এবং বাকীরেখেছেন অতঃপর সামুদকেও এবং 
না 


220 দর র ALS 
A 
অতিজালেম 


উল্টে দেওয়া এবং 


৪৯. আর এই যে, তিনিই শে'রার খোদা১৯। 

৫০. আর এই ফে, প্রথম ‘আদকে তিনিই ধ্বংস করেছেন, 

৫১. এবং সামুদ-কে এমনভাবে নির্মূল করেছেন যে, তাদের একজনকেও বাচিয়ে রাখেননি । 
৫২. আর তাদের পূর্বে নৃহের জাতির জনগণকে ধ্বংস করেছেন। কেননা তারা আসলেই বড় কঠিন অত্যাচারী ও 
সীমালংঘনকারী দুর্বিনীত লোক ছিল! 

৫৩. এবং উপুড় হয়ে পড়ে থাকা জন-বসতি সমূহকে উঠিয়ে নিক্ষেপ করলেন। 

৫৪. পরে বিছিয়ে দিলেন তাদের উপর সেই জিনিষ (তোমরাতো জানই যে) যা বিছিয়ে দিলেন২০। 

৫৫. অতএব হে শ্রোতা! তোমার খোদার কোন্‌ নিয়ামত সমূহকে তুমি সন্দেহ বোধ করবে? 


৩৫-৫৫-০৫১০ ৩৩৩৩ 
52 


১৯। শে'রা' -আকাশের উজ্জ্বলতম তারক| | মিশর ও আরববাসীদের বিশ্বাস ছিল- এই তারা মানুষের ভাগ্যকে প্রভাবিত করে। এ জন্যে 
| এ তারকা তাদের উপাস্য দেবতার মধ্যে গণ্য হতো। | 

Y ২০। 'উপুড় হইয়া থাকা জনবসতি' অর্থাৎ লূত (আঃ)- এর কওমের বসতি, এবং 'বিছাইয়া দিলেন তাহাদের উপর সেই জিনিস' অর্থ- 
1 সম্ভবতঃ মরুসাগরের জলরাশি যা ভূ-মধ ধ্বসে যাবার পর তাদের বসতিকে প্লাবিত করেছিল এবং আজ পর্যন্ত সেই অঞ্চলকে নিমজ্জিত 


hs 
চু তু হু 


ERRATA: 


সূরা আল-কামার.৫৪ ১৩৩ পারা২৭ 


(বসির ১০১৮১০১১০১৯ 
A 


L 


নামকরণঃ সূরার প্রথম বাক্য ৮51. 5!9 এর )১/ শব্দটিকে এর নাম হিসেবে গ্রহণ করা হয়েছে। এর 
তাৎপর্য এই যে, এ সেই সূরা যাতে ;-%{ শব্দটি উদ্ধৃত হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ এতে /১// ১ চনত দীর্ণ' হওয়ার ঘটনার উল্লেখ হয়েছে। এ হতে 


এ সূরার নাযিল হওয়ার সময়-কাল সুনির্দিষ্ট হয়ে যায়। এ ঘটনাটি হিজরতের প্রায় পাচ বছর পূর্বে মক্কাশরীফে 
‘মিনা’ নামক স্থানে সংঘটিত হয়েছিল৷ এ বিষয়ে সমস্ত হাদীসবিদ ও তফসীরকার সম্পূর্ণ একমত । 


বিষয়বস্তু ও মূল বক্তব্যঃ রসূলে করীম (সঃ)-এর দ্বীনী দা'ওআতের মুকাবিলায় মক্কার কাফেরগণ 
যে হঠকারিতা ও অনমনীয় আচরণ অবলম্বন করেছিল এ সূরায় সে বিষয়টি সম্পর্কে তাদেরকে হুঁশিয়ার ও সতর্ক 
. করে দেয়া হয়েছে। চন্দ্র বিদীর্ণ হওয়ার বিস্ময়কর ঘটনা সুস্পষ্ট ও অকাট্যভাবে প্রমাণ করছিল যে, হযরত রসূল 
: করীম (সঃ) যে কিয়ামত সংঘটিত হওয়ার আগাম সংবাদ দিচ্ছিলেন; তা বাস্তবিকই সংঘটিত হতে পারে, তা 
সংঘটিত হওয়া কোনক্রমেই এবং কিছুমাত্রই অসম্ভব ব্যাপার নয়। উপরত্তু তার সংঘটিত হওয়ার বেশী দেরী নেই, 
তা অতি নিকটে এসে পৌছেছে। চন্দ্র একটি বিরাটায়তন উপগ্রহ । তা লোকদের চোখের সম্মুখেই দীর্ণ হয়ে 
গিয়েছিল। তার দুটো অংশ বিচ্ছিন্ন হয়ে পরস্পর হতে এতদূরে চলে গিয়েছিল যে, প্রত্যক্ষদর্শীরা তার একটা 
অংশকে পাহাড়ের একপাশে আর অন্য অংশ তার অন্য পাশে দেখতে পেয়েছিল । পরে নিমেষের মধ্যে এ দু" অংশ 
পরস্পরের সাথে মিলে জুড়ে ও সংযুক্ত হয়ে গিয়েছিল। এ ঘটনাটা অকাট্য ভাবে প্রমাণ করছিল যে, বিশ্বলোক ও 
বিশ্ব-ব্যবস্থা অনাদি, অনন্ত ও অবিনশ্বর নয়। তা চূর্ণ-বিচূর্ণ ছিন্ন-ভিন্ন ও বিক্ষিপ্ত হতে পারে। বৃহদায়তন গ্রহ- 
উপগ্রহ ও নক্ষত্ররাজি দীর্ণ-বিদীর্ণ হতে পারে, বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত হতে পারে। পরস্পরের সাথে সংঘর্ষ লাগতে পারে 
এবং কিয়ামতের যে বিস্তারিত ঘটনাবলী কুরআন মজীদে বর্ণনা করা হয়েছে, তা সবই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত 
হতে পারে। শুধু তাই নয়, চন্দ্র বিদীর্ণ হওয়ার ঘটনা হতে এ কথাও প্রকট হয়ে উঠেছিল যে, এ বিশবব্যবস্থার চূর্ণ- 
বিচূর্ণ ও দীর্ণ-বিদির্ণ হওয়ার কাজটা শুরু হয়ে গিয়েছে। মূল কিয়ামত সংঘটিত হওয়ার খুব বেশী বিলম্ব নেই। 
কিয়ামত হওয়ার মুহূর্তটি অতি নিকটে উপস্থিত । নবী করীম (সঃ) এ বিষয়ে লোকদেরকে এ হিসেবেই অভিহিত 
করেছেন, এদিকে লোকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। বলেছেনঃ তোমরা দেখ, লক্ষ্য কর এবং সাক্ষী থাক। কিন্তু 
কাফেররা একে যাদুর কীর্তি বলে চিহ্নিত করেছে। তারা তাদের এ অস্বীকৃতি ও অমান্যতায় অবিচল হয়ে রয়েছে। 
আলোচ্য সূরায় তাদের এ হঠকারিতা ও অনমনীয়তার জন্যে তাদেরকে তিরঙ্কৃত করা হয়েছে। 

কথা শুরু করতে গিয়ে বলা হয়েছে- এ লোকেরা না বুঝালে বুঝে না ও মানে না, ইতিহাস হতে শিক্ষা গ্রহণ করে 
না। নিজেদের চোখে সুস্পষ্ট নিদর্শনসমূহ প্রত্যক্ষ করেও ঈমান আনে না । মনে হয় তারা কিয়ামত কার্যত অনুষ্ঠিত 
হলে তার পরেই মানবে যে, কিয়ামত সত্য, তার পূর্বে মানবে না । কিয়ামতের দিন কবরসমূহ হতে উঠে হাশরের 
ময়দানের দিকে যখন দৌড়াতে থাকবে, তখনই স্বীকার করবে যে, কিয়ামতের কথা যা বলা হয়েছিল তার 
সত্যতায় কোনই সন্দেহ নেই। 

এর পর তাদের সামনে নূহ, “আদ, সামুদ, লূত জাতিসমূহ এবং আলে-ফিরাউনের অবস্থা সংক্ষেপে বর্ণনা করে বলা 
হয়েছে-খোদার পাঠানো নবী-রসূলগণের সাবধান ও সতর্কবাণীসমূহকে মিথ্যা মনে করে এ জাতি সমূহ কতই না 
তীব্র ও মর্মান্তিক আযাবে নিমজ্জিত হয়েছে। এক একটা জাতির কাহিনী বলার পর বারবার এ কথার পুনরুল্লেখ 
৬২৩৫৩০১০০৩৩ 


প্র 


৩০৫০৩৫52525 


হু 


কু হু EERILY 


শব্দ-৮/১৮ = 


সূরা আল-কৃামার.৫৪ ১৩৪ পারা২৭ 


০৩০১০১৩০০০০ ৯ 


০১ 
করা হয়েছে যে, এ কুরআন হ'ল উপদেশ ও হেদায়াত গ্রহণের সহজতম মাধ্যম ও উপায়। এর সাহায্যে কোন 
জাতি শিক্ষা গ্রহণপূর্বক যদি হেদায়াতের সহজ-সরল নির্ভুল পথে আসে, তা হলে এ ধরনের আযাব ভোগ করার 
কোন কারণই থাকবে না যাতে এ জাতিসমূহ নিমজ্জিত হয়েছে। কিন্তু লোকেরা এ সহজ মাধ্যমের সাহায্যে 
উপদেশ ও হেদায়াত গ্রহণের পরিবর্তে কার্যতঃ আযাব নিজেদের চোখে দেখতে না পাওয়া পর্যন্ত মেনে নিতে 
আদৌ প্রস্তুত হবে না, এ অপেক্ষা বড় নির্বাদ্ধিতা আর কি হতে পারে। 

অনুরূপভাবে অতীত জাতি সমূহের ইতিহাস হতে শিক্ষামূলক উজ্জ্বল দৃষ্টান্তসমূহ পেশ করার পর মক্কার 
কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে যে, যে কর্মপথ ও পন্থা গ্রহণের পরিণামে দুনিয়ার ইতিহাসের অন্যান্য 
জাতিসমূহ কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য হয়েছে, তোমরা ঠিক অনুরূপ কর্মপথ ও পন্থা অবলম্বন করে অনুরূপ 
শাস্তি ভোগ করতে বাধ্য হবে না তার কি কারণ থাকতে পারে? তোমাদের সাথে স্বাভাবিক ও সাধারণ নিয়মের 
ব্যতিক্রমধর্মী আচরণ গ্রহণ করা হবে এমন কি কারণ ঘটেছে? কিংবা তোমাদের প্রতি কোন বিশেষ ক্ষমার সনদ 
এসে গিয়েছে যে, যে-অপরাধে অন্যান্যরা ধরা পড়েছে ও শাস্তি পেয়েছে, অনুরূপ অপরাধ তোমরাও করবে অথচ 
ধরাও পড়বে না, শাস্তিও পাবে না? তোমরা যদি তোমাদের জন-শক্তির বলে এতটা স্ফীত ও গৌরবাৰ্িত হয়ে 
থাক, তা হলে মনে রেখ- তোমাদের এ দলীয়-শৃক্তি ও জন-বল চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে ও তারা প্রাণ নিয়ে পালিয়ে 
যেতেও দেরী করবে না । কিয়ামতের দিন তোমাদের সাথে এ অপেক্ষাও কঠোর আচরণ গ্রহণ করা হবে। 
সবশেষে কাফেরদের বলা হয়েছে- কিয়ামত সৃষ্টির জন্যে আল্লাহতা'আলাকে খুব বেশী কিছু প্রস্তুতি গ্রহণের 
প্রয়োজন হবে না। বরং তার অনুমতি বা নির্দেশ হওয়া মাত্রই নিমেষ-কালের মধ্যে তা সংঘটিত হয়ে যাবে । কিন্তু 
প্রত্যেকটা জিনিসের ন্যায় বিশ্ব-ব্যবস্থা ও মানবজাতির জন্যও একটা “তকদীর' নির্দিষ্ট রয়েছে। এ হিসেবে এ 
কাজের জন্য যে সময় পূর্ব হতেই নির্দিষ্ট, সেই নির্দিষ্ট সময়ই তা সংঘটিত হবে, তার পূর্বে নয়। কেউ চ্যালেঞ্জ 
করলে তখনই কিয়ামত খাড়া করে দেয়া হবে, এমনটা তো হতে পারে না। কিন্তু তাকে সংঘটিত হতে দেখ না 
বলে যদি কেউ খোদাদ্রোহীতার নীতি অবলম্বন কর তা হলে নিজেদের কুকর্মের দুঃখময় ফল নিজেরাই ভোগ 
করতে বাধ্য হবে। তোমাদের সব ভাল-মন্দ কাজের রেকর্ড খোদার নিকট তৈরী হচ্ছে, তোমাদের ছোট বা বড় 
কোন কাজই লিপিবন্ধ হওয়া হতে বাদ পড়ে যাবে না- যাচ্ছে না। 


শিপ 


১৮৮ 


৮১৯৯১ 


ইহহুকু ৩০7 


তুই 


সপ 


এ 


>) 
১ 


১৯৮১১ 


এগ ই ৯১৩১৩ উত্ত 
চু ০০৩৫ কু পু ৮১৯০০৩০০০০৩ SL ১৯৮৯৮৯৯৯৯১৯ 


ত. 


0১৬ 


২২০ 


৫৫৩ 


নে 


HERES 


২ কহ হু 


খা 
গিট ও 


সূরা আল-ক্ামার.৫৪ ১৩৫ 
নি 22 


£ ৫ পু তর 25 
০৩০১৯৪06১১৮ (১৮) 
শা 


[| >) 
অতীবমেহেরবান অশেষদয়াবান আল্লাহর নামে (গুরুকরছি) 


5 ও ৫4? 2 ৭ রি 
SOMO ENE NE) 
তারা দেখেও যদি কিন্তু চাদ বিদীর্ণ হয়েছে এবং ক্যামত 


সপ 


০১৩০০০০০ 


১. কিয়ামতের মুহূর্ত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে১। 

২. কিন্তু এই লোকদের অবস্থা এই যে, কোন স্পষ্ট-প্রকট নির্দশন দেখতে পেলেও মুখ ফিরিয়ে নেয় এবং বলেঃ এ 
তো পূর্ব থেকে চলে আসা যাদু। 

৩. এরা (এই ঘটনাটি ও) মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে । এবং নিজেদের নফসের কামনা-বাসনাই অনুসরণ করে 
চলেছে। প্রত্যেকটি ব্যাপারকে শেষ পর্যন্ত একটি পরিণতি পর্যন্ত অবশ্যই পৌছাতে হবে । 


৪. এই লোকদের সামনে (অতীত জাতিসমূহের) সেই অবস্থা এসে গেছে, যাতে খোদাদ্রোহিতা হতে বিরত রাখার 
বহু শিক্ষাপ্রদ উপকরণই নিহিত রয়েছে, 


গু 


ৃ 


১৫ 


লু 


ya) 


সস ৫০০১১ 


চু 


৯৯ 


চি 


১। অর্থাৎ চাদ বিদীর্ণ হওয়া কিয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ,- যে কোন সময় তার সংঘটন সম্ভব । এই বাক্যাংশও পরবর্তী বিষয় 
সুস্পষ্ট ভাবে ব্যক্ত করে যে, সে সময় চাদ প্রকৃত পক্ষে বিদীর্ণ হয়েছিল। যারা স্বচক্ষে ঘটনাটি প্রত্যক্ষ করেছিলেন তাঁরা বর্ণনা করেন- 
চতুর্দশী রাত্রে উদিত হওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ চন্দ্র বিদীর্ণ হল, এবং তার দুটি খন্ড সামনের পাহাড়ের দুই দিকে দৃষ্টি গোচর হলে! । 
এবং পরমুহুর্তেই দুটি খণ্ড পুনঃ সংযুক্ত হয়ে গেলো । হাদিস অনুসারে দেখতে গেলে, ধর্মীয় প্রচারকদের এই বর্ণনাস মধ্যে কোন সত্যতা 
নেই যে-এই ঘটনা হুযুররের (সঃ) ইংগিতে সংঘটিত হয়েছিল বা মক্কার কাফেররা মুজেযার দাবী করলে এই মুজেযা দেখানো হয়েছিল । | 


ইহ্হহুহ ইস হহহ হত লাভ 


CA ACA A 


V 


fe 


Ke 


১৯০৯৯ 


৩০৩৩৩০৩৩০৩০ ANAS NA a mor RATATAT ৯১৯১১৯৯০৮৮৯ DT TD DDT Deen TNE 
? LL ছি তত হু প্র শি উল EAA 
রি ৫ ০১ ০১ ১৬৩৭ ভি ur ৪৯১৩ AC 
তাদের হতে (হেনবী)অতএব সতর্কবাণী কাজেআসে না কিন্তু উদ্দেশাপূর্ণকারী বিজ্ঞানসম্মত 
মুখ ফিরাও (তাদের জন্যে) 


যুক্তি 
| শি A ৰ? রে ৫ 2 2 f 
(2৬৭! ত ৫ ৮৬ OS BL 9৩০) FOG AY 
n দৃষ্টি কঠিন একটিজিনিষের দিকে এক আহবান আহবানকরবে যেদিন 
ঠা ৫ 72 ৮ 7 33227 ৩5 A 
১১৯ ৬৩ 92 ত পহ 
পঙ্গপাল  (মনে-হবে) কবরসমূহ হতে তারা ” A 
বেরহবে তাদের | 
৪ 2251 ই ৫ A 72 i 9.722 f ত 
০১১৯ ০৯৪ spl | ৩৯৮৫০ ৩১৯ Na 
কাফেররা বলবে আহবানকারীর দিকে তারা দৌড়াবে বিক্ষিপ্ত নথ 
রি (ভীতবিহ্বল হয়ে) 
02৫ ভি? 
নৃহের 


DOTS > 


৫. এবং এমন বিজ্ঞান-সম্মত যুক্তিও রয়েছে যা উপদেশ দানের উদ্দেশ্যকে পূর্ণ মাত্রায় পূরণ করে। কিন্তু সাবধান- 
সতর্কবাণী তাদের উপর কার্যকর হয় না। 
৬-৭. অতএব হে নবী। এদের হতে লক্ষ্য ফিরিয়ে নাও। যে দিন আহবানকারী এক কঠিন দুঃসহ জিনিষের দিকে 
আহ্বান জানাবে, সেদিন লোকেরা শংকাগ্রস্থ, কৃষ্ঠিত চোখে নিজেদের কবর সমূহ হতে এমনভাবে বের হবে, 
মনে হবে তারা যেন বিক্ষিপ্ত পঙ্গপাল। 

৮. তারা আহ্বানকারীর দিকে দৌড়িয়ে যেতে থাকবে । আর এই অমান্যকারীরাই (যারা দুনিয়ায় তার সত্যতা 
মেনে নিতে অস্বীকার করত) তখন বলবেঃ এ দিনটি তো বড়ই কঠিন কষ্টময়! 

৯. ইতিপূর্বে নৃহের জাতির জনগণ অমান্য করেছে। তারা আমাদের বান্দাহকে অসত্য মনে করে নিয়েছিল । আর 
বলেছিল, এ তো দিক ভ্রান্ত, পাগল! এবং সে তীব্রভাবে তিরক্কৃত ও উপেক্ষিত হয়েছে। 


১০. শেষ পর্যন্ত সে তার খোদাকে ডেকেছে এই বলেঃ “আমি পরাভূত ও বিজিত হয়েছি। এখন তুমিই এদের 
উপর প্রতিশোধ নাও । 


১৯১০১১০০০০০ 


আর 


৯৯ 


তত 


LLL: 


নু উ্তিসুুহু 
2 ০০০০৩০০ ৬৩52 ১১১৮০০১৯১৯১ 


পুরা আল- ৫৪. ১৩৭ 
্মোস্কু 


রে 


A 
Y 
J 
y 
) 
Y 
Y 
V 
Y 
! 


১৬ 


২০ 


১৯ 


হস 
৩২৩৫৩০০০০০০০০০০০০৯০১১০০৯০১০০৭০০১০০০০০০০০১৫৩০০০০০০০০৯ 


তি 


a hats 


G4 2 বং এ 54৫ বেন 

৬ ৪ Le ১৮৬১0 ৩০ ? 

উপদেশ গ্রহণ. কোন তবেকি উপদেশ গ্রহণের কুরআনকে আমরা সহজ নিশ্চয় এবং 
কারী (আছে) 

১১. তখন আমরা আকাশের দুয়ার সমূহ খুলে দিয়ে মুষলধারে বৃষ্টি বর্ষায়েছি, 

১২. এবং যমীন দীর্ঘ করে প্রত্রবনে পরিণত করে দিয়েছি। আর এ সমস্ত পানিই সেই কাজটি পূর্ণ করার কাজে 

লেগে গেল, যা পূর্বহতে সুনির্দিষ্ট হয়েছিল। 

১৩. আর নৃহকে আমরা কাষ্ঠফলক ও লৌহ শলাকাধারী জিনিষের উপর সওয়ার করে দিলাম২ 

১৪. যা আমাদের রক্ষণাবেক্ষণাধীন চলতেছিল! এ ছিল পুরষ্কার সেই ব্যক্তির নিমিত্ত যাকে অমান্য করা হয়েছিল। 

১৫. সেই নৌকাটিকে আমরা নিদর্শন বানিয়ে ছেড়ে দিয়েছি। এরূপ অবস্থায় উপদেশ গ্রহণ করতে আগ্রহী কেউ 

আছে কি? 

১৬. আমার দেওয়া আযাবটা কি রকম ছিল এবং ভীতি প্রদর্শনটাই বা কত ভয়াবহ ছিল তা একবার লক্ষ্য কর। 

১৭, আমরা এই কুরআনকে উপদেশ গ্রহণের জন্যে সহজ মাধ্যম বানিয়ে দিয়েছিও। ইহা হতে উপদেশ গ্রহণে 


(হকে) ৪৮১১৪ প্রবল বর্ষণের বৃষ্টিদ্বার আকাশের দ্বারসমূহকে আমরাখুলে তখন 
|S OOS এ HK তো এড 
ং (যা ছিল) উট | রঃ 

| 4 পি লতি পা শপ ক 
০45 চি টে. তীর: 2 2৫ রে 1৮ 815৮৮ 

[৬০৬ ৩০৪ ৬৮১ 5 HH ডা 35 এ 

» আমাদের চলে (বহু) ও (অনেক) (তৈরি) (নৌকার) তাকে আমরা 

YY 93 টি রে DUES. তক্তা বিশিষ্ট উপর আরোহণ করালাম 

|Z ৫১৫৫ 204 ৫ UL ০৮ aT Ze 

ES ৮525 ০৪6৫ ৩শু গছ 

| ক? রত 

নি ৬: নিশ্চয়. এবং প্রত্যাখ্যাত হয়েছিল তারজন্যে পুরষ্কার 

যে 

Y IA / ৫ ৮7৫ AML 42, 5 2 পাতি 

9১১১ 2 01৩৩ ৩6 HS ol ৩ 

(| আমার সর্তক ছিল ন 

A বাণী. (ভো লক্ষ্যকর) ১2৮৮1 

A 

L 

{ 

Y 


২৯০০২২২০২৯৯ 


৩২৩ 


২। অর্থাৎ তুফান আসার পূর্বেই আল্লাহতা'আলার নির্দেশ অনুযায়ী হযরত নূহ (আঃ) যে নৌকা নির্মাণ করেছিলেন। 
৩। অর্থাৎ অবাধ্য জাতিদের উপর খোদার যে শিক্ষনীয় আযাব অবতীর্ণ হয়েছে তাতো উপদেশের এক পন্থা স্বরুপ, কিন্তু উপদেশের 
দ্বিতীয় পস্থ৷ হচ্ছে- এ কুরআন, যা যৃক্তি-প্রমাণ উপদেশ ও শিক্ষা দ্বারা তোমাদের সোজা-সরল পথ দেখাচ্ছে। পূর্বোক্ত পদ্থার তুলনায় এ 
পন্থা খুবই সহজ ৷ তবে কেন তোমরা এর থেকে উপকার গ্রহণ না করে আল্লাহর আযাব দেখার জন্যে জিদ করে চলেছো? 


কুহু 


8৭ 


সূরা আল-কাামার.৫৪ ১৩৮ পারা২৭ 
(২৫৩৩৩55১০5১ 


hy A 
) ৫ £2 ‘ 2১৮ ৫৫ A পর্ণোর্তে Grr 27047 Al 
8 oe £ 035 66 ES SE ৬১৬] 
[পিং আমার সত্কবামী ও আমার শান্তি. ছিল. কেমন অতঃপর আদ" মিথ্যারোপ ৃ 
রা আমরা (তা লক্ষ্যকর) করেছিল { 
2 24 ৯ 2d 2 %€% 2 2 24 VE LALA 

fl 4 এ FA A ৬ 
2 ডি ১ 4% ৬০ 
অশুভ দিনে প্রবল বেগে ঝড়ো বাতাস তাদের উপর আমরা খেেরে h 
] ২5522 AL 2 ৫ 2 Z 2 
© ৮৯৪৮ ০১৯১ | রর rr 2৫ চি A 
উৎপাটিত খেজুরগাছের কাভসমূহ তারা যেন লোকদেরকে উঠিয়ে নিক্ষেপ ক্রমাগত R 
| (মূলহতে) A 
GS h 
\ আমরা সহজ নিশ্চয় A 
| 239%, এন পর t ৫ Zz ০ 2 পোর্পু Cad রত 17৫) B 
Ex ৩৩ ৩ 2 ০৪১ ১909) A 


সত 


সামুদ' মিথ্যারোপ উপদেশ গ্রহণকারী কোন তবে কি উপদেশ গ্রহণের কুরআনকে 
করেছিল (আছে) জন্যে 


22০ 


ন 


Ld 
৫:০2 


১৮. 'আদ মিথ্যা মনে করে অমান্য করেছে, তাদের প্রতি আমাদের আযাবটা কি রকম ছিল এবং আমার সাবধান- 
সতর্কবাণী, তা লক্ষ্য কর। 

১৯. আমরা এক বড় ও ক্রমাগত অশুভ দিনে প্রবল ঝড়ো-বাতাস তাদের উপর প্রেরণ করেছি; 
২০. তা লোকদেরকে উপরে উঠিয়ে এমনভাবে নিক্ষেপ করতেছিল, যেন তারা মূল হতে উৎপাটিত খেজুর গাছের 
কান্ড। 

২১. অতএব লক্ষ্য কর, কি রকমের ছিল আমাদের আযাব আর কত তীব্র ছিল আমার সাবধান-সতর্ক বাণী ৷ 


২২. আমরা এই কুরআন উপদেশ দানের জন্যে সহজ মাধ্যম বানিয়ে দিয়েছি, উপদেশ গ্রহণ করতে প্রস্তুত এমন 
কেউ আছে কি? 


৬৫ 


্স্মে 


বা 


CaaS 


এ 


রুকুঃ২ 
২৩. সামুদ সাবধান বাণী ও হুশিয়ারী সমূহকে মিথ্যা মনে করেছে। 


সহ SS 
৩৩55 


ut 


বিজ 


সহ 


৫০৩২-৩০-০১ 


র্‌ 
n 
A 
| 
নি 


সুরা আল-ক্ামার.৫৪ ১৩৯ 


দি 


ডে 


চি] 
NN 
১ 
২ 
bb 
পি 
N 
চা ৮: 
টু 
NN 
KL 
৬ 
6 ১৪৪৬ 
৮ 
A 


2 A টু 
ভারউপর উপদেশ অবতীর্ণ করা বিকৃতবৃদ্ধির ভ্রান্তির  অবশাই 
(আল্লাহর বিধান) হয়েছে কি মধ্যে 
5৫ পর ঠঠপর্ণ 2 পা রর G44 রি >/ LA 3 
৩৬ ৩) টি ৬৬৬ ৮১ ০০৪ ৬১৪ 
কালই (বলা হল) দাম্ভিক খুবমিথ্যাবাদী সে বরং আমাদের 
তার! জানবে : মাঝ 
28 22, CAN 4 322 A FREE 5১৫ পপ? এ 
2৩০৪ ০১০ hie টু © ৬৪৯ ৩১৬৫০ ডি 
তাদের পরীক্ষা) একটি উল্টা প্রেরণকারী নিশ্চয় দান্তিক খুব মিথাবাদী কে 
9/2 এ 7 LA NDING 
5 ৮22 
ৰন্টনকরা পানি তাদের জানিয়ে 
(হয়েছে) 0, ৮ ১৮৫5৫ 
SALLIE £0, 
(১০০৮ ৮১৬১ ৪ bs পে 


২৪. এবং বলেছেঃ একজন একা মানুষ, যে আমাদেরই একজন, আমরা কি , 
করব? তার অনুসরণ করতে শুরু করলে তার অর্থ এই হবে যে, আমরাই-ই বিভ্রান্ত হয়ে 
বিবেক-বৃদ্ধি বিনষ্ট হয়ে গেছে। 
২৫. আমাদের মধ্যে শুধু এই এক ব্যক্তিই কি এমন ছিল যার প্রতি খোদার বিধান নাযিল করা হয়েছে?..... না, 
বরং এই ব্যক্তিই বড় মিথ্যাবাদী ও স্বতঃবিত্রান্ত । (আমরা আমাদের নবীকে বললামঃ) 

২৬, শীঘ্বই এরা জানতে পারবে, কে বড় মিথ্যাবাদী ও স্বতঃ-বিভ্রান্ত! 

২৭. আমরা উদ্ছীকে তাদের জন্যে পরীক্ষা স্বরূপ করে পাঠাইতেছি, এখন খানিকটা ধৈর্য্য সহকারে দেখ ও লক্ষ্য 
কর যে. এই লোকদের কি পরিনামটা হয়। 
২৮. এই লোকদের জানিয়ে সতর্ক করে দাও যে, পানি এদের ও উ্্রীর মধ্যে বন্টিত হবে এবং প্রত্যেকেই নিজের 
জন্যে নির্দিষ্ট দিন ক্ষণে পানি-পান করতে আসবেও । 
৪1 এ ব্যাখ্যা হচ্ছে আল্লাহর এই এরশাদের যে- “আমি উদ্্রীকে তাদের জন্যে পরীক্ষা স্বরূপ করে পাঠাচ্ছি”। পরীক্ষাটি ছিল হঠাৎ 
" একটি উটনী নিয়ে তাদের সামনে উপস্থিত করে দিয়ে তাদেরকে বলা হল- ‘একদিন একাকী এ উটনী পানি পান করবে, এবং দ্বিতীয় 
দিন তোমরা সব লোক নিজেদের জন্যে ও নিজেদের পশুদের জন্যে পানি সংগ্রহ করতে পারবে । উটনীর পালার দিনে তোমাদের কোন 
ব্যক্তি নিজে পানি সংগ্রহের জন্যে অথবা নিজের পশুদের পানি পান করাতে যেন কোন ঝরনা বা কূপে না আসে । এই চ্যালেঞ্জ সেই 
ব্যক্তির পক্ষথেকে দেয়া হয়েছিল যার সম্পর্কে তারা নিজের৷ বলতো যে, এ ব্যক্তির সহায়তায় না আছে কোন সাজ ও সৈন্য, আর না 


5১১৮৫ 


গেছি এবং আমাদের 


55 ১ ০৫১৯৯১৯১৯৯৯ 
$ 
t 
১৪২ 
ও 
হল খত 
৭0৭ 
টি 
সঃ 
চা 


এ 
৫৫ 
8 
এ 
৩ ০৩০০৮০৯১৯০১০০১০০০০০৯০০০০০১০০০০০০০০০১ 


তত তত 


LS 


৩ 


পক 


HS 


A 


তু 


৯৯১৯১১৯১৯৯৯ 


A 


ce 


নে 
পর 


০ 
= ত ON NSN 
NNER SATTALITES DT RSLS 


Cm ph On 


oR 
রি 
এ 


08 


প্রচন্ড শব্দ তাদের উপর আমরা পাঠাই নিশ্চয় আমার সতর্কবাণী ও আমার শান্তি 


রর 2 তা পর ৰ 2 CEC বি . নি 
6 ওত ও) ৬ IE ৮৪৬ ০৮৪ 


গ্রহণকারী (আছে) 


০55৩ 


নী | 
রর টি রর ৮ প্র 2 21267 , b2) | 
১৫৬৪ ডে ৪ ৩১ EL ১৪৯৮০ 
আমাদের নিকট হতে অনুখহে রাতের শেষে তাদেরকে আমরা উদ্ধার  লুতের পরিবারকে 
করেছিলাম বক্ষাকরি 
২৯. শেষ পর্যন্ত সেই লোকেরা নিজেদের লোককে ডাকল, সে এই কাজের দায়িত্ব নিল এবং উদ্্রীকে মেরে 
ফেলল। 
৩০. তার পর দেখ আমার আযাব কত ভয়াবহ ছিল, এবং আমার হুশিয়ারী ছিল কত ভয়াবহ । 
৩১. আমরা তাদের উপর শুধু একটি মাত্র ধ্বনি ছেড়েছি, ফলে তারা খোয়াড় প্রস্তুতকারীদের নিষ্পেষিত ও চূর্ণ- 
বিচূর্ণ ডালপালার মতই ভূষি হয়ে গেল । 


৩২. আমরা এই কুরআনকে উপদেশ লাভের জন্যে সহজতম উপায় ও মাধ্যম বানিয়ে দিয়েছি। এখন উপদেশ 
গ্রহণ করার কেউ আছে কি? 


৩৩. 'লুত' জাতির লোকেরা সমস্ত সতর্কবাণী ও হুঁশিয়ারীকে মিথ্যা মনে করেছে। 
৩৪-৩৫. আমরা প্রস্তর নিক্ষেপকারী প্রবল বাতাস পাঠিয়ে দিয়েছি। কেবলমাত্র 'লুত'এর ঘরবাসীরাই তা হতে রক্ষা 
পেয়ে গেছে। তাদেরকে আমরা নিজেরই অনুগ্রহে রাতের শেষ প্রহরে বাচিয়ে বের করে দিয়েছি। 


৫। যারা গৃহপালিত পশুপালন করে তার! নিজেদের পশুদের অবস্থান-ক্ষেত্রকে সুরক্ষিত করার জন্যে কাঠ বা গুল্মাদি দ্বারা এক বেষ্টনী 
নির্মাণ করে দেয় । এই বেষ্টনীর তৃণ-গুল্মাদি ক্রমে ক্রমে শুক হয়ে ঝরে পড়ে ও পশুদের যাতায়াতে পদ-পিষ্ট তুষিহয়ে যায়। সামূদ 
জাতির পদদলিত-পিষ্ট, জীর্ণ লাশগুলিকে সেই তৃষির সংগে তুলনা দেওয়া হয়েছে। 


৫১৯৮১৮৯৮১৯১ 


রথ 
ছু 
নু 
পু 
ৰ 
8 
রব 
খর 
বু 
[| 
ৰ 
E] 


ALT 


পতিত তি 


সম 


rp 


CAO ০০ ৫৩০4০৩০০৯১০ 


ন 


হু হু 


০০৫৩ 


(১০৫০০ 


J 
ত 2৫৩০১০৮২০০১ হুজি 


? 


৩ 


৫০১, 


RSS 


৩5০৩৩555255 


১৪৯ পারা২৭ 


2 তের তি পর পণ 2 প্র ৮৩ রা 
৬৬১ 5:৫9 7৯ Ue ০ SUEY 
এভাবেই 


নিশ্চয় এবং শোকরকরবে যে পুরষ্কার দেই 


\ 
EE EE DDD GN 


আমরা 
BIR পা A SAA 22 2A তি 22 223 পাপ 2৫ 
০১১5) WD 59 ১৩৩১৬ 19) 5242 ১ ১৩০ 
চেষ্টা নিশ্চয় এবং সতর্কবাণীকে তারা সন্দেহ: তবে আমাদেরপাকড়াও তাদেরকে সতর্ক 
বু করেছিল (সম্পর্কে) ভি 
3. পা এরি হর ১৫৮১৫ 27১৫4 ৰ 2 
2১ শ্৪৮ Cb; 7১০: (৬১৮ 
তোমরা এখন তাদের চোখ আমরা তখন তারেহমান সম্পর্কে 


এরূপ প্রতিফল আমরা এমন প্রত্যেককেই দিয়ে থাকি, যে কৃতজ্ঞতা-সম্পন্ন হয়। 
৩৬. লূত নিজের জাতির লোকদেরকে আমাদের পাকড়াও সম্পর্কে হুঁশিয়ার করে দিয়েছিল; কিন্তু তারা সমস্ত 
সতর্কবাণী ও হুশিয়ারীকে সংশয়পূর্ণ মনে করে কথায় কথায় তা উড়িয়ে দিল। ূ 

৩৭. পরে তারা তাকে তার অতিথিদের রক্ষণাবেক্ষণ হতে বিরত রাখতে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত আমরা” 
তাদের চক্ষু নিম্প্ুত করে দিলাম যে, এখন আমার আযাবের ও আমার সাবাধানবাণী হুশিয়ারীর স্বাদ গ্রহণ কর। 
৩৮. অতি প্রত্যুষেই একটি বিরামহীন অপ্রতিরোধ্য আযাব এসে তাদেরকে গ্রাস করে নিল ।- 

৩৯. আস্বাদন কর এখন আমার আযাবের ও হুশিয়ারীর স্বাদ । 

৪০. আমরা তো এই কুরআনকে উপদেশ গ্রহণের জন্যে সহজ মাধ্যম বানিয়েছি। এখন উপদেশ গ্রহণকারী কেউ 
আছে কি? 
রুকুঃ৩ 


8১. আর ফিরআউনের লোকদের নিকটও সাবধানবাণী ও হুঁশিয়ারী এসেছিল। 


শত দস অ 


ARRRARERLAALRALRR RCRA ARERR RSS Re 


০9 


A] 


সূরা আল-ক্ামার.৫৪ ১৪২ পারা২৭ 


2৮ Ve 


ধরায় 


১৮ 
Al 
কিংবা 


তারা বলে 


ক 
Jesh ৫8৫ 5 
বরং 


পৃষ্ঠ তারা ফিরাবে 


dl 61 641 2০২ 202) 5 ৮ ৩৪ 


ও বড় ভয়াবহ কিয়ামত 


৪২. কিন্তু তারা আমাদের সমস্ত নিদর্শনকে মিথ্যা মনে করে অমান্য করল। শেষকালে আমর! তাদেরকে পাকড়াও 
করলাম যে ভাবে কোন প্রবল পরাক্রমশালী পাকড়াও করে। 
৪৩. তোমাদের কাফেররা কি সেই লোকদের অপেক্ষা তাল৬? কিন্বা আসমানী গ্রন্থটিতে তোমাদের জন্যে কোন 
ক্ষমা লেখা হয়েছে? 


88. অথবা তাদের বক্তব্য এই যে, আমরা এক সুগঠিত-সুদৃঢ় গণবাহিনী, নিজেদের সংরক্ষণ নিজেরাই সম্পন্ন করে 
নিব? 


৪৫. অতি শীঘ্র এই গণবাহিনী পরাজয় বরণ করবে, এবং এই সব লোককে পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে যেতে দেখা 
যাবে। 


৪৬. বরং তাদের সাথে বুঝা-পড়া করার জন্যে আসল প্রতিশ্রুত সময় তো হল কিয়ামত এবং তা বড়ই ভয়াবহ 
এবং অতিশয় তিক্ত মুহূর্ত । 


৪৭. এই পাপী-অপরাধী লোকেরা আসলে তুল ধারণায় নিমজ্জিত এবং এদের বিবেক-বুদ্ধি তিরোহিত। 


&। কোরাইশদেরকে সম্বোধন করা হয়েছে। মর্ম হচ্ছেঃ তোমাদের মধ্যে এমন কি ভাল গুণ আছে- তোমাদের কোন্‌ সে মানিক লট্কানো . 


আছে যে, অবাধ্যতা, অকৃতজ্ঞতা, ক কা কতি লাহে হা 


£& 


৯৮১ 


\ 
২৬? * 
CEES 


দিস 


৮ 


€ চে১ 


সূরা আল-ক্বামার.৫৪ ১৪৩ « পারা২৭ 


LEELA TIAL TANT RTARTA SNH 
3 23 ৯ ৫ টা পণ 2 পার্ট ০০ পপ | 
্ ৬৮৯৯১ ১৩) ও © ৬ ০ 

তাদের মুখে উপর আগুনের মধ্যে (তাদেরক্ষে) হেচড়ে 


(ভরকরে) নেওয়া হবে 
91 এ পার্তর্ 


GG 59338 EE ৮৫ ৬ Yo 


আমাদের নির্দেশ না এবং নির্ধারিত  তাআমরা সৃষ্টি জিনিসকে প্রত্যেক নিশ্চয় দোজখের 
পরিমানে করেছি 


Dm 


তত 


তত 


ঃ 


৫ টা 22 
ও 12০০৭ AS 80৬2 © x5 
৬ ০১৫০, | ০৪ 2212 ১ © 


পুচ SEE RELL 


৪৮. যে দিন এরা উল্টোভাবে আগুনে হেচড়ায়ে নিক্ষিপ্ত হবে , সেদিন তাদেরকে বলা হবেঃ এখন আস্বাদন কর 
জাহান্নামের আগুনের স্বাদ । 

৪৯. আমরা প্রত্যেকটি জিনিস একটি তকদীর সহকারে সৃষ্টি করেছি৭। 

৫০. আর আমাদের সিদ্ধান্ত একটি একক ও চূড়ান্ত সিদ্ধান্তই হয়ে থাকে এবং নিমেষ মধ্যে তা কার্যকর হয়ে যায় । 
৫১. তোয়াদের ন্যায় বহু ‘কেউ-কেটা'-কে আমরা ইতিপূর্বে ধ্বংস করেছি । তা হলে আছে কেউ উপদেশ 
গ্রহণকারী? 

৫২. যা কিছু তারা করেছে তা সবই খাতা কলমে লিপিবদ্ধ হয়ে আছে, 

৫৩. এবং সমস্ত ছোট-বড় কথা লিপিবদ্ধ আছে। 

৫৪- খোদার নাফরমানী হতে বিরত থাকা লোকেরা নিশ্চিতরূপেই বাগানসমূহ ও ঝর্ণাসমূহের মধ্যে হবে; 

৫৫. প্রকৃত সম্মান-মর্যাদার স্থানে, মহাশক্তিমান সম্রাটের নিকট । 
৭। অর্থাৎ দুনিয়ার কোন বন্তুই 'আলালটপ' পয়দা করে দেয়া হয়নি, বরং প্রত্যেক জিনিসের একটি তকদীর, নির্দিষ্ট পরিমাণ ও পরিমাপ 
আছে যে অনুসারে একটি নিদিষ্ট সময়ে তা সৃষ্টি হয়, একটি বিশেষ আকৃতি প্রাপ্ত হয়, এক বিশেষ নির্দিষ্ট সীমা পর্যন্ত বিকাশ ও বৃদ্ধি 


লাভ করে, এক নির্দিষ্ট সময় সীমা পর্যস্ত বাকী থাকে এবং এক নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যায়। 
হিতে ৩২৯৮৯ ১২০০০১০০১৬৭ ৬০৬১৬০০২২০৯ ৮৯৯১৯১৯৯৯৯৬ 


দুকুু 2 


[৩০ 


(2 


সূরা আর্-রহমান.৫৫ 288 . পারা২৭ 


বত ৬১১2১১০০০১৮ 


সূরা আর্-রহমান 
নামকরণঃ প্রথম শব্দটিকেই এ গোটা সূরার নাম রূপে গ্রহণ করা হয়েছে। এ দৃষ্টিতে এর তাৎপর্য হ'ল এই 


সেই সূরা যা 'আর-রহমান' শব্দ দ্বারা শুরু করা হয়েছে। এতদসত্বেও এ সূরার মূল বিষয়বস্তু ও আসল বক্তব্যের 
সাথে এ নামকরণের গভীর সম্পর্ক রয়েছে। কেনা এ সূরাটিতে শুরু হতে শেষ পর্যন্ত আল্লাহতা"আলার রহমতের 
গুণ-পরিচয়ের বাহ্যিক প্রকাশ, প্রতিফল ও নিদর্শনাদিরই ব্যাপক উল্লেখ হয়েছে। 


০০০০৩ 


রঃ 


নাযিল হওয়ার সময়-কাল তফসীর বিশারদগণ সাধারণত এ স্রাটিকে মন্কী সূরা 
বলেছেন । যদিও হাদীসের কোন কোন বর্ণনায় হযরত আবদুল্লাহ ইবনে ‘আব্বাস, ইকরামা ও কাতাদাহ হতে এ 
কথাটি বর্ণিত হয়েছে যে, এ সূরাটি মদীনী । কিন্তু এ ব্যক্তিগণ হতে বর্ণিত অপর কিছু কিছু বর্ণনায় এর বিপরীত 
কথাও বলা হয়েছে। দ্বিতীয়ত, এর বিষয়বস্তু ও মূল বক্তব্য মদীনী সূরার পরিবর্তে মন্ধী সূরার সাথে অধিক 
সামঞ্জস্যপূর্ণ । শুধু এই নয়, মূল বক্তব্যের দৃষ্টিতে এ মক্কী জীবনেরও সেই প্রথিমিক পর্যায়ে অবতীর্ণ সূরা বলে মনে 
হয়। উপরস্তু বহু ক'টি নির্ভরযোগ্য বর্ণনা হতেও প্রমাণিত হয় যে, এ সূরাটি মক্কা শরীফেই- হিজরতের কয়েক 
বছর পূর্বে- অবতীর্ণ হয়েছিল । মুসনাদ আহমদ গ্রন্থে হযরত আসমা বিন্তে আবু বকর (রাঃ)-এর বর্ণনা উদ্ধৃত 
হয়েছে- তিনি বলেছেনঃ আমি রসূলে করীম (সঃ)-কে হারাম শরীফে কাবা ঘরের সেই কোণের দিকে মূখ করে 
নামায পড়তে দেখেছি, যেখানে হাজরে. আস্ওয়াদ অবস্থিত। এ সেই সময়ের কথা, যখন পর্যন্ত 
1১০৮ ১৮০ তোমাকে যার 
নির্দেশ দেওয়া হয়েছে, তাম তাহা উদাত্তকষ্ঠে চতুর্দিকে প্রচার করে দাও'- আয়াতটি নাযিল হয়নি। মুশরিক 
লোকেরা এ নামাযে রসূল করীম (সঃ)-এর মূখে ৩০১০০ LG) +1 ০১৪ শব্দগুলো শুনছিল। 
এ হতে জানা গেল যে, আলোচ্য সূরাটি সূরা আল-হিজর-এর পূর্বেই নাযিল হয়েছিল । 
আল-বাযযার ইব্নে যরীর, ইব্নুল মুন্যির, দারে কৃতনী (ফিল-আফরাদ), ইবনে মারদুইয়া ও আল-খতীব 
(ইতিহাস গ্রন্থ) হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) হতে বর্ণনা উদ্ধৃত করেছেন, একবার রসূলে করীম (সঃ) সূরা 
আর-রহমান নিজে তেলাওয়াত করলেন; কিংবা তার সামনে এ সূরাটি পড়া হ'ল। অতঃপর তিনি লোকদেরকে 
জিজ্ঞাসা করলেনঃ জ্নেরা তাদের খোদার এ প্রশ্নের যে রকম উত্তম জবাব দিয়েছিল, তোমাদের নিকট হতে এ 
প্রশ্নের সে রকম উত্তম জবাব শুনতে পাইনা কেন? লোকেরা জিজ্ঞাসা করলোঃ তাদের জবাব কি রকমের ছিল? 
রসূলে করীম (সঃ) বললেনঃ আমি যখন আল্লাহতা'আলার জিজ্ঞাসা... ৬১-০ 40) 71 /৬০5:.....পাঠ 
করতাম, তখন তারা জবাব প্রসংগে -বলে যেত্‌ঃ ৮১৩১ ৬১) ৮৮০) ৬ %৪৯2.আমরা আমাদের খোদার কোন 
একটা নিয়ামতও অস্বীকার করি না'। তিরমিযী, হাকিম ও হাফেজ আবু বকর, বাযযার, হযরত জাবির ইবনে 
“আবদুল্লাহ হতে প্রায় এ ধরনের কথাই উদ্ধৃত করেছেন। এ বর্ণনাটির বক্তব্য হ'ল- লোকেরা সূরা আর-রহমান 
শুনে যখন নির্বাক ও চুপ চাপ হয়ে থাকল, তখন নবী করীম (সঃ) বললেনঃ.......... ০০০ ১০০১১১০০০০০ 
৮15 ০ st AUS ES 0৩095 ভা vw ৩৩1 ৮৪০ pL AD 
কুরআন শুনবার জন্যে একত্রিত হয়েছিল,আমি সে রাতে এ সুরাটি জিিদেরকে পড়ে শুনিয়েছিলাম। তারা এর 


জবাব তোমাদের অপেক্ষা অনেক ভালভাবে দিচ্ছিল । আমি যখনই এ কথাটি পাঠ করতামঃ ‘হে জ্বিন ও মানুষ! 
| তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ নিয়ামতকে অস্বীকার বা অসত্য মনে করবে?’ তখন তারা এর জবাবে 


হুক হই হইত সু 


সূরা! আর-রহমান.৫৫ ১৪৫ পারা২৭ 
৩৩৬৬৬১১১১১২ EEE ST STS TT 


টি 


১০১ ৬১ ৬০৯ TP FP PD TD) 
DDT TDD TD TDD TD TT TAT DT DDT TD TD 


০৯০ 


বলতোঃ ‘হে আমাদের পরোয়ারদিগার খোদা! আমরা তোমার কোন নিয়ামতকেই অস্বীকার বা অসত্য মনে করছি 
না। অতএব সমস্ত প্রশংসা তোমারই জন্যে" । 

এ বর্ণনা হতে জানা গেল, সূরা আল-আহকাফ (২৯-৩২নম্বর আয়াত)-এ রসূল করীম (সঃ)-এর পবিত্র মুখে 
জ্বিনদের কুরআন শ্রবণের যে ঘটনাটির বর্ণনা দেয়া হয়েছে, তখন নবী করীম (সঃ) নামাযে সূরা আর-রহমান 
তেলাওয়াত করছিলেন । এ নবুয়্যত লাভের দশম বছরের ঘটনা । নবী করীম (সঃ) তখন তায়েফ সফর হতে 
প্রত্যাবর্তন কালে 'নাখলা' নামক স্থানে কিছুকাল অবস্থান করেছিলেন । যদিও অন্যান্য কিছু কিছু বর্ণনায় উদ্ধৃত 

হয়েছে যে, জ্বনেরা যে রসূলে করীম (সঃ)-এর কুরআন পাঠ শ্রবণ করছে, তা তিনি নিজে জানতেন না। বরং পরে 

আল্লাহতা“আলাই তাকে জানিয়ে দিয়েছেন যে, তারা তার কুরআন পাঠ শুনছিল। কিন্তু আল্লাহতা'আলা যে ভাবে 

নবী করীম (সঃ)-কে জ্বিনদের কুরআন শ্রবণের কথা জানিয়ে দিয়েছিলেন, অনুরূপভাবে তিনি তাকে এ কথাও 

জানিয়ে দিয়ে থাকবেন যে, জ্ননেরা কুরআন শুনার সময় এ জিজ্ঞাসার জবাবে কি বলেছিল- এ কিছু মাত্র 

ধারণাতীত ব্যাপার নয়। 

এ সব বর্ণনা হতে শুধু এতটুকুই জানা যায় যে, সূরা আর-রহমান, সূরা হিজর ও সূরা আহকাফ-এর পূর্বে নাযিল 

হয়েছিল। এর পর আর একটা বর্ণনা আমাদের সামনে থাকে । তা হতে জানা যায়, এ মক্কী জীবনের প্রাথমিক 

পর্যায়ে নাযিল হওয়া সূরাসমূহের মধ্যে একটা । ইবনে ইসহাক হযরত উরওয়া ইবনে যুবাইর (রাঃ) হতে বর্ণনা 

করেছেন, একদা সাহাবা-এ-কেরাম (রাঃ) পরষ্পর বলাবলি করলেন যে, কুরাইশরা কখনও কাকেও প্রকাশ্যভাবে | 
ও উচ্চ স্বরে কুরআন পড়তে শুনেনি। আমাদের মধ্যে এমন কেউ আছে কি যে তাদেরকে একবার আল্লাহর এ . 
পবিত্র কালাম শুনিয়ে দেবে? হযরত “আবদুল্লাহ ইবনে মস'উদ (রাঃ) বললেনঃ আমি এ কাজটি করবো । সাহাবা- 
এ-কেরাম আশংকা বোধ করলেন যে, তারা কুরআন শুনে হয়ত বাড়াবাড়ি বা অত্যাচার করতে পারে । আমাদের 
মতে এ কাজটি এমন ব্যক্তির করা উচিত যার বংশ ও পরিবার খুব প্রবল পরাক্রমশালী হবে । তা হলে কুরাইশরা 
তেমন কিছু বাড়াবাড়ি করলে তার গোটা বংশ ও পরিবারই তার সাহায্যার্থে মাথা তুলে দাড়াবে । হযরত 
“আবদুল্লাহ (রাঃ) বললেনঃ আমাকে এ কাজটি করতে দাও, আল্লাহই আমার রক্ষক । অতঃপর কিছুটা বেলা হলে 
তিনি হারাম শরীফে প্রবেশ করলেন । কুরাইশ-সরদাররা এ সময় সেখানে নিজের নিজের মজলিস বেশ জমিয়ে 
বসেছিল। হযরত “আবদুল্লাহ মাকামে ইবরাহীম-এ পৌছে বলিষ্ঠ কণ্ঠে সূরা আর-রহমান তেলাওয়াত করা শুরু 
করে দিলেন। কুরাইশের লোকেরা প্রথমে ভাবতে চেষ্টা করলো, “আবদুল্লাহ কি বলছে। পরে তারা যখন টের 
পেয়ে গেল যে, এ সেই কালাম, হযরত মুহাম্মদ (সঃ) যা খোদার কালামরূপে পেশ করছেন, তখন তারা হযরত 
‘আবদুল্লাহর উপর ঝাঁপিয়ে পড়লো । তারা তাঁর মুখের উপর থাপ্পড় মারতে শুরু করলো । কিন্তু হযরত 
“আবদুল্লাহ কিছুমাত্র পরোয়া করলেন না । এক দিকে তাঁকে পিটান হচ্ছিল, অন্যদিকে তিনি কুরআন পড়ে 
যাচ্ছিলেন। তার দেহে যতক্ষণ জীবনী শক্তি অবশিষ্ট থাকল, ততক্ষণ তিনি.তাদেরকে কুরআন শুনিয়ে যেতে 
থাকলেন । শেষ কালে তিনি যখন ভার আহত ক্ষতবিক্ষত ও ফুলে উঠা মুখমন্ডল নিয়ে ঘরে ফিরে গেলেন, তখন 
সংপী-সাথীরা বললেন, আমরা তো এরই ভয় করছিলাম ৷ তিনি জবাবে বললেন, খোদার এ দুশমনরা আজকের 
ত্লনায় আমার জন্য অধিক গুরুতৃহীন আর কখনও ছিল না। তোমরা বললে আমি আবার তাদেরকে কুরআন 
শুনাব। সকলে বললেন, না আর নয়, এ পর্যন্তই যথেষ্ট । তারা যা শুনতে চায় না, তুমি তো তাদেরকে শুনিয়ে 
দিয়েছ সৌরাতে ইবনে হিসাম, ১মখন্ড, ৩৩পঃ)। 


SDD TTT TAT TD 


Aa Sa TOY AATEC OCA TTD TD DDT DPD 


ে 2৮2 ৫ 


vd 


reece cero on SES 


সহ TT ডড৮৮৬৩১৩১০৩১৩৩ 


সূরা আর্-রহমান.৫৫ | ১৪৬ পারা২৭ 
২০৮882১৯৮৯৯ ০2১২১৩০০০১১ 


বিষয়বস্তু ও মূল বক্তব্য $ কুরআন মজীদের এই একটি সূরাই এমন যাতে মানুষের সংগে সংগে 
পৃথিবীতে দ্বিতীয় ইচ্ছা-ক্ষমতা সম্পন্ন জীব জীনদেরকেও সরাসরিভাবে সম্বোধন করে কথা বলা হয়েছে। আর 
উভয়কেই আল্লাহতা'আলার কুদরাতের পরিপূর্ণতা, অপরিসীমতা, তার সীমা-শেষহীন দয়া-অনুগ্রহ, তার 
মুকাবিলায় এদের অক্ষমতা, অসহায়ত্ব এবং তার নিকট এদের জবাবদিহি করার চেতনা ও অনুভূতি জাগিয়ে 
খোদার না-ফরমানি করার অতীব সাংঘাতিক পরিণতি সম্পর্কে ভয় প্রদর্শন করা হয়েছে। সে সংগে খোদানুগত্য 
করার অতীব উত্তম ও কল্যাণময় ফল অবহিত করা হয়েছে। অবশ্য কুরআন মজীদে আরও কয়েকটা স্থানে এমন 
সুস্পষ্ট কথা-বার্তা রয়েছে যার দরুন মনে হয় যে, জ্বিনও মানুষের মতই স্বাধীন ইচ্ছা-ক্ষমতা সম্পন্ন এবং 
জবাবদিহি করতে বাধ্য জ্বীব; আল্লাহর সাথে কুফরী করা, ঈমান আনা, তার আনুগত্য করা ও নাফরমানী করা- 
এই উভয় ধরনের কাজের স্বাধীনতা তাদের রয়েছে এবং তাদের মধ্যেও মানব-সমাজের মতই কাফের-মু'মীন, 
অনুগত- নাফরযান উভয় ধরনের 'লোক' রয়েছে। নবী রসূল এবং আসমানী কিতাবের প্রতি ঈমান গ্রহণকারী 
গোষ্ঠী তাদের মধ্যেও আছে। কিন্তু এই সূরাটি অকাট্যভাবে প্রমাণ করে যে, রসূলে করীম (সঃ) ও কুরআন 
মজীদের দা'ওয়াত জ্বিন ও মানুষ উভয়ের জন্যই উপস্থাপিত হয়েছে এবং রসূলে করীম (সঃ)-এর রিসালত 
কেবলমাত্র মানুষ পর্যন্তই সীমাবদ্ধ নয়। ৃ 

সূরার সূচনায় তো কেবলমাত্র মানুষকেই সম্বোধন করা হয়েছে। কেননা পৃথিবীর খিলাফত মানুষই পেয়েছে, 
খোদার নবী-রসূল মানুষের মধ্য হতেই এসেছেন, খোদার কিতাবসমূহ মানুষের ভাষায়ই অবতীর্ণ হয়েছে। কিন্তু 
পরে ১৩ নম্বর আয়াত হতে মানুষ ও জ্বিন উভয়কে সমানভাবেই সম্বোধন করে কথা বলা হয়েছে এবং উভয়ের 
সামনে এই দা'ওআত পেশ করা হয়েছে। সূরার মূল বক্তব্য ছোট ছোট বাক্যে একটা বিশেষ পরম্পরা ও বিন্যাস 
সহকারে পেশ করা হয়েছেঃ 

১-৪ নম্বর পর্যন্তকার আয়াতসমূহে বলা হয়েছে যে, এ কুরআনের সব কিছুই আল্লাহতা'আলার নিকট হতে 
এসেছে। এ আদর্শ শিক্ষা দ্বারা মানব জাতির হেদায়াতের ব্যাবস্থা করে দেয়া আল্লাহতা'আলার মূল রহমতেরই 
অনিবার্য দাবী । কেননা মানুষকে এক সচেতন ও বিবেক-বৃদ্ধি সম্পন্ন জীব হিসেবে তিনিই সৃষ্টি করেছেন । 

৫-৬ নম্বর আয়াতে বলা হয়েছে, বিশ্বলোকের সমগ্র ব্যবস্থা আল্লাহতা'আলার আনুগত্যের ভিত্তিতে চলছে। পৃথিবী 
ও সমগ্র আকাশমন্ডলের সমস্ত জিনিসই আল্লাহর বিধানের অধীন ও অনুগত । এখানে এক আল্লাহ ছাড়া আর 
কারও খোদায়ী চলছে না। 

৭-৯ নম্বর আয়াতে অন্য একটা মহা গুরুত্বপূর্ণ সত্য বিশ্লেষণ করা হয়েছে। তা হ'ল এই যে, আল্লাহতা'আলা 
বিশ্বলোকের এ গোটা ব্যবস্থাকে পুরোপুরি ভারসাম্যতা সহকারে “ইনসাফের' উপর প্রতিষ্ঠিত করেছেন এ 
বিশ্ব্যবস্থার প্রকৃতিই এইরূপ যে, তাতে বসবাসকারী সকলকেই নিজেদের ইচ্ছামূলক কাজের সীমার মধ্যেও “মূল 
ইনসাফ ও সুবিচার-নীতি'র উপর অবিচল হয়ে থাকবে এবং ভারসাম্যকে কোনক্রমেই চূর্ণ বা ক্ষুন্ন করবে না। 
১০-২৫ নম্বর পর্যন্তকার আয়াতসমূহে আল্লাহতা*আলার কুদরত ও বিশ্বয়কর কার্যকলাপের কথা বলার সংগে সংগে 
মানুষ ও জ্বিন যে সব নিয়ামত সামগ্রী ভোগ করছে তার দিকেও ইংগিত করা হয়েছে। 

২৬-৩০ নম্বর পর্যস্তকার আয়াত ক'টিতে মানুষ ও জ্বিন উভয়কেই একটা মহাসত্য স্মরণ করিয়ে দেয়া হয়েছে। তা 
এই যে- এ বিশ্বলোকে এক খোদা ছাড়া চিরন্তন ও শাশ্বত সত্তা আর কেউ নেই, কিছু নেই। আর ক্ষুদ্র হতে 
বিরাটাকারের কোন সত্তাই এমন নেই যা নিজের অস্তিত্ব বজায় রাখা ও অস্তিত্ব রক্ষার জন্যে অপরিহার্য দ্রব্যাদি 
পাওয়ার জন্যে প্রতিমৃহ্র্ত খোদার মুখাপেক্ষী নয়। পৃথিবী হতে নভোমন্ডল পর্যন্ত দিনরাত যা কিছুই হচ্ছে, ঘটছে, 
তা সবই একমাত্র আল্লাহর কার্যকারিতার দরুনই সুসম্পন্ন হচ্ছে। 


১০2৩১ 


সর CCAS ALA TODD TD TTT DTD 


eee, 


SSO CLC AT SC CECE re DD DDD 


SRS 


ANE 


৯) 


উট 


AL 


৬৩৩৩ 42 Cc NTT 


সূরা আর্-রহমান.৫৫ | ০২৯, পারা২৭ 


রর 


শী, 


৩১-৩৬ নম্বর পর্যস্তকার আয়াতসমূহে এই উভয় শ্রেণীর সত্তাকে সাবধান করে বলে দেয়া হয়েছে যে, তোমাদের 
নিকট জীবনের যাবতীয় কাজ-কর্মের হিসেব নেয়া হবে ও জিজ্ঞাসাবাদ করা হবে; সে দিন মোটেই দূরে নয় । এই : 
. হিসাব-নিকাশ দেয়া ও জবাবদিহি করা হতে তোমরা কোনক্রমেই নিষ্কৃতি পেতে পার না। খোদার খোদায়ী শক্তি 
তোমাদেরকে চতুর্দিক হতে পরিবেষ্টিত করে রেখেছে । তা হতে বের হয়ে কোথাও পালিয়ে যাওয়ার কোন সাধ্যই 
তোমাদের নেই। তার এই বেষ্টন ও বন্ধন হতে পালিয়ে যেতে পার মনে করে যদি তোমরা আত্মপ্রসাদ লাভ করে 
থাক, তাহলে একবার পালিয়ে গিয়ে দেখাও না, পরিণতিটা কি হয় তা তখনই বুঝতে পারবে। 

৩৭-৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, এ জিজ্ঞাসাবাদ ও হিসাব-নিকাশ কিয়ামতের দিনই অনুষ্ঠিত হবে৷ 
৩৯-৪৫নস্বর পর্যস্তকার আয়াতে দুনিয়ায় আল্লাহর না-ফরমান জ্বিন ও মানুষের মর্মান্তিক পরিণতির কথা বলা 
হয়েছে। 

আর ৪৬ নম্বর আয়াত হতে সূরার শেষ পর্যন্ত বিস্তারিতভাবে আল্লাহর নিয়ামতসমূহের কথা বলা হয়েছে। এ 
নিয়ামত সে সব মানুষ ও জ্িনদেরকে দেয়া হবে যারা দুনিয়ায় তাকওয়া-পরহ্যগারীমূলক জীবন-যাপন করেছে 
এবং একদিন খোদার নিকট উপস্থিত হয়ে নিজেদের যাবতীয় কাজ-কর্মের হিসাব-নিকাশ দিতে হবে, এ কথা 
মনে করে ও মনে রেখে কাজ করেছে। 

এই গোটা সূরাই ভাষণ ও সম্বোধনমূলক বক্তৃতার ভাষায় রয়েছে। এ এক অত্যন্ত আবেগময়ী ও অতি উচ্চভাব 
সম্পন্ন ভাষণ । এতে আল্লাহতা'আলার শক্তি ও কুদরতের এক একটি বিস্বয়কর ব্যাপার, 'তার দেয়া নিয়ামতসমূহের 
মধ্য হতে এক একটি নিয়ামত, তার সর্বাত্মক আধিপত্য ও মহাপরাক্রমশীলতার বহিঃপ্রকাশের এক একটি 
প্রকাশের এবং তাঁর শাস্তিদান ও পুরস্কার দানের বিস্তারিতরূপ হতে এক একটি জিনিস উল্লেখ পূর্বক জ্বিন ও 


মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে। J 56005 50 আয়াতটির ১91 শব্দটি অত্যন্ত ব্যাপক 
অর্থবোধক । এ ভাষণের বিভিন্ন স্থানে এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে এবং জ্বিন ও মানুষের নিকট জিজ্ঞাসিত 
এই প্রশ্নটি ক্ষেত্র ও স্থান বিশেষে এক-একট] বিশেষ অর্থ ও তাৎপর্য পেশ করে। 


দি 


১২২ 


হু হু হু পু 22522552225 


সা 
A 
n 
A 
A 


t 


সূরা আর্-রহমান.৫৫ ১৪৮ পারা২৭ 
নি ESE RP 


৮৫122. 724 


ঠা 2 ৩ 
এ শিক্ষাদিয়েছেন অশেষ দয়ালু 
(আল্লাহ) 


তে ৫ 0১ 90১ পুতে 


০৮৮৭৪ তাকে শিখিয়েছেন মানুষদেরকে YL 


(খকান্তিক দাবি) মানদন্ড স্থাপন করে ও তা সমুন্নত আকাশকে এবং উভয়ে সিজদারত 
না যেন ছেন চা 


2 Fad O53 1851 ১৩2 3124 


এবং ওজন তোমরাপ্রিষা এবং তোমরাসীমা 


LD D> 
২২3২8 
২ ৷ 
Rt 
চা 
LS 
৬ 
০২ 
৬ EN 
এত 
টু 
৯৯ 
i$ 
৬৬ ১. 
bY 
tet 
সরি 


রুকুঃ১ ; 
১-২. অতি বড় মেহেরবান (খোদা) এই কুরআনের শিক্ষা দিয়েছেন। 
৩. তিনিই মানুষদের সৃষ্টি করেছেন। 

8. এবং তাকে কথা বলা শিক্ষা দিয়েছেন। 

৫. সূর্য ও চন্দ্র একটা হিসাব অনুসরণে বাধ্য 

৬. এবং তারকা ও গাছপালা সিজদায় অবনত’, 
৭. আকাশমণ্ডলকে তিনি উচ্চ-উন্নত করেছেন এবং মানদন্ড প্রতিষ্ঠিত করেছেন২- 
৮. ইহার একান্তিক দাবী এই যে, তোমরা মানদন্ডে বিপর্যয় সৃষ্টি করবে না। 

৯. সুবিচারের সাথে যথাযথ ওজন কর এবং পাল্লায় দাড়ি বাকা করো নাও। 


হস দশ সস 


১7 অর্থাৎ অনুগত, আল্লাহর আদেশ থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হয়না । 
২। প্রায় সমস্ত তফসীরকার এখানে 'মীযান' (তুলাদন্ড)-এর অর্থ ন্যায় বিচার গ্রহণ করেছেন; এবং মীযান কায়েম করার অর্থ তারা এই 
বর্ণনা করেছেন যে, আল্লাহতা আলা সমগ্র বিশ্ব-ব্যবস্থাকে ন্যায়-বিচারের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। | 

৩। অর্থাৎ যেহেতু তোমরা এক ভারসাম্য বিশিষ্ট বিশ্ব ব্যবস্থার মধ্যে অবস্থান করছো - যার সমগ্র ব্যবস্থাপনাটি ন্যায়-বিচারের উপর 
প্রতিষ্টিত করা হয়েছে, সেজন্যে তোমাদেরও ন্যায়-বিচারের উপর প্রতিষ্ঠিত থাকা উচিত । যে সীমারেখার মধ্যে তোমাদের স্বাধীন ক্ষমতা : 
দেয়া হয়েছে, তার মধ্যে যদি তোমরা অন্যায়-অবিচার কর, ১১১১১৪১০৪৪০ 


৫ ৯১১০১-৯২ল ODD DOO 


সুপ 


পাও 
এ 
২. 4 
bY 3 
PPD DDD PD DDS ১০১১০১০১৯১০ 
টি ০১০০ 


ই 


সূরা আর্-রহমান.৫৫ ১৪৯ পারা২৭ 
(EE ০০০০১০০২০২৩ DAT ADT TDD DD TTD TODD 


এ ০৪৬৯ GST BA £ 


সহ | 


ফলমূল ই সৃষ্টজীবের তা তিনি স্থাপন পৃথিবীকে এবং 
এ পারনি ৪ ৮ পাই 
টে ৰ = ৮৫ ৫৫৮2 221 রণ 
২৪০ ১১ অসি) BAY 5 0৬ £ 
শস্য ং আবরণবিশিষ্ট 


Pad 
তোমাদের উভয়ের 


DADA 
গু 


i 550 


১০. পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্যে বানিয়েছেন। 


১১. তাতে সকল প্রকারের বিপুল পরিমাণের সুস্বাদু ফল রয়েছে, খেজুর গাছ রয়েছে, উহার ফল আবরণে 
আচ্ছাদিত। 

১২. রকম বেরকমের শস্য , উহাতে ভূষিও হয় এবং দানা হয়। 

১৩. অতএব হে জ্বিন ও মানুষ! তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ নিয়ামত সমূহকে অসত্য মনে করবে? 
১৪.মানুষকে তিনি মাটির টিলের ন্যায় পচা শুষ্ক গারা হতে বানিয়েছেন। 

১৫. আর জ্বিনকে আগুনের শিখা হতে সৃষ্টি করেছেন। 

১৬. অতএব হে ভিন ও মানুষ! তুমি তোমার খোদার কোন্‌ কোন্‌ শক্তি-ক্ষমতাকে অস্বীকার করবে? 

১৭. উভয় উদয়স্থল এবং অন্তস্থল৫- সব কিছুরই মালিক ও পরোয়ারদিগার তিনিই । 

১৮. অতএব হে জিন ও মানুষ! তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ শক্তি-ক্ষমতাকে মিথ্যা মনে করবে? 
81 মুলে £21 শব্দ ব্যবহৃত হয়েছে, এবং পরবর্তী আয়াতসমূহে এর পুনঃ পূনঃ আবৃত্তি কর! হয়েছে । আমি বিভিন্ন স্থানে এর মর্ম 
বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করেছি। এর অর্থ নিয়ামতসমূহও হয়, শক্তির মহিমার পূর্ণতাও হয় এবং প্রশংসনীয় গুণরাজিও হয়। পূর্বাপর 
প্রসংগ অনুযায়ী যেখানে যে মর্ম খহণ সমীচীন সেখানে সেই মর্ম গ্রহণ করতে হবে? 

৫। উভয় উদয়স্থল এবং অন্তস্থল- “দুই পূর্ব ও দুই পশ্চিম'- এর অর্থ শীতকালের সব থেকে ছোট দিন ও গ্রীশ্মকালের সব থেকে বড় 
দিনের পূর্ব (উদয়স্থল), পশ্চিম (অস্তস্থল) হতে পারে এবং পৃথিবীর দুই গোলার্ধের পূর্ব ও পশ্চিমও হতে পারে। 
উপ DDR TS 


সুরা আর্-রহমান.৫৫ 2৫০ পারা২৭ 


৫২৩৩১০১১১১২ 


| ৫ € ৫১৫ ৮9৫2 YY IEA A 23/2372 Ar 
VY rir Leroi i rm 

(যার)  অন্তরাল তাদের উভয়ের পরস্পরে মিলা দুইসমুদ্বকৈ প্রবাহিত 

না (আছে) মাঝে (তবুও) করেছেন 


22324 22 টিটি A 28. ৮6 28 
7৯9 IN চি 2৯ ৮৩৩ ৬০০০ 
বের হয় উভয়ে অস্বীকার তোঘাদেরউভয়ের শক্তিক্ষমতাকে অতএব উভয়ে সীমা 

"করবে ব্রবের কোন কোন লংঘনকরে 
18 oR wil অর্পণ {EL ভা ৬2৫ 2 
SRI KT 5H GUSH SS Hl Les 
Nl . তং প্রবাল 


ও হুক . ভার 


৯০ 


১৮১১০১১৯৮০৯) 


হস্ত 


১১৯,১৯১ 


25525255222 
(OO Pf GE 


৯০১৯৯ 


বগল 


2 পা এ পাতি AY ৬ 1৫29? পরপর? 34 te 
o ANNE ১০ শ ২৩] BS) A) ৪ 
এ পাহাড়েরন্যায় সাগরের মধ্যে  সৃউ্চ(পালাসহ) জাহাজসনূহ তারই এবং 


ww 
ক 


যে < 2 5 254 et 1 ৮৫ $ ৯৮৮৮ | 
(8০ 58 ৬ GL ৬ ৮ ১৩৬৩৬ ST চ্চা 
অবশিষ্ট < 
থাকবেন 


নি 
হস 


A 
এবং ধ্রংসশীল তার উপর যা ত্যেক উভয়ে অস্বীকার তোমাদের উভয়ের 
(আছে) কিছু ১৮ করবে রবের সমূহকে 


£ LIU ঠ পা 12777 কর ৫ 5৫ 
$ 91509 BAN Sor 2 


১৯. দুটি সমুদ্বকে তিনি প্রবাহিত করেছেন, যেন পরস্পর মিলিত হয়। | 

২০. তা সত্বেও উভয়ের মাঝে একটি আবরণ আড়াল হয়ে রয়েছে 'যা সেই দুটি অতিক্রম বা লংঘন করে না। 
২১. অতএব হে জ্বিন ও মানুষ! তোমরা তোমাদের খোদার শক্তি-ক্ষমতার কোন্‌ কোন্‌ কার্যকলাপকে অস্বীকার 
করবে? 

২২. এসব সমুদ্র হতে মণি মুক্তা ও প্রবাল বের হয়। 

২৩. অতএব হে জ্বিন ও মানুষ! তোমরা তোমাদের খোদার শক্তি-ক্ষমতার কোন্‌ কোন্‌ অসামান্যতাকে অস্বীকার 
করবে? ্‌ 

২৪. আর এ জাহাজ তীরই, যা সমুদ্র সমূহে পর্বতের ন্যায় উচু হয়ে রয়েছে। 

২৫. অতএব হে জিন ও মানুষ! তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ দয়া-অনুগ্রহকে অবাস্তব মনে করবে? 


০৩০-০৩৩৩৩০০৩০৩৩৩৩৩ 


DY SPP 


রুকুঃ২ 
২৬. প্রত্যেকটি জিনিষ- যা পৃথিবীতে রয়েছে ধ্বংসশীল। 

২৭. এবং কেবলমাত্র তোমার মহীয়ান গরিয়ান খোদার মহান সম্ত্াই অবশিষ্ট থাকবে। 

NCCAA CAC 4৫4225১০ 


০৯১ ১০৯ 


শেন সেন 


০০০৩৯৯১১৯১৮ 


৩৩335 CR SCC TST CUT TDD DTT 22 


EE 


+ pe 
৮০৩ 


ঢ 


চি 


সূরা আর্-রহমান.৫৫ রি পারা২৭ 

১১১১০১০১১০5 

৯ 5৮ ৫7৮2৮ ॥ £/৮5, পতি টি 2 

3০০ 4525 ৬৮5 ০ চা ৫ 
শট ৰ 


মধ্যে যাকিছু তারই কাছে প্রার্থনা উভয়ে অস্বীকার তোমাদের উভয়ের মহত্বতার অতএব 
রবের | 


4 
রর 


(জীন ও মানব) জন্যে আমরা শীঘ্রই মনে করবে রবের 
হি টি ভা ও AES 12 AI 4৮৮৮৫ 
ন ee Dy} 
১১) 3 G3 ৫০৪ ৩৩ ৩০৬৮ € 
ও জ্বিনের হে সম্প্রদায় উভয়ে অস্বীকার তোমাদের উভয়ের দয়া অনুখবহকে 
করবে রবের 


নিব ॥1 8 127 2 2452274, 2 522 ১1৫৫ 2 
2৮৯১ ৬১৮৮০ ১ bus তা তা 
পৃথিবীর ও আকাশমন্ডলীর  সীমাসমূহকে অতিক্রম করে তোমরা পার যদি 


২৮. কাজেই হে জিন ও মানুষ! তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ মহত্তার মিথ্যা মনে করবে? 
২৯. আকাশমন্ডল ও পৃথিবীতে যা কিছুই আছে প্রত্যেকেই নিজের নিজের প্রয়োজন তারই নিকট প্রার্থনা করে। 
' প্রত্যেকটি মুহূর্ত তিনি নব মহিমায় বিরাজ করেন 
৩০. অতএব হে জন ও মানুষ! তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ গুণ-গরিমাকে অসত্য মনে করবে? 
৩১. হে পৃথিবীর বোঝারা৭, অতি শীঘ্রই আমরা তোমাদের নিকট জিজ্ঞাসাবাদের জন্যে পূর্ণ অবসর সম্পন্ন হয়ে 
যাচ্ছি”। 
৩২. (তখন দেখব) তোমরা তোমাদের খোদার কোন কোন দয়া অনুগ্রহকে অস্বীকার কর । 
৩৩. হে জিন ও মানুষের দল! তোমরা যদি পৃথিবী ও নভোমন্ডলের সীমানা লংঘন করে পালিয়ে যেতে সক্ষম হও, 


৬1. অথাৎ সব সময়ে এই বিশ্ব-কারখানার মধ্যে তার কার্যকারিতার এক সীমাহীন পরম্পরা জারী আছে, এবং তিনি সীমাহীন অসংখ্য 
বনু নুতন নুতন ভংগী, আকৃতি ও গুণাবলী দিয়ে সৃষ্টি করে চলেছেন। তাঁর দুনিয়া কখনো একই অবস্থায় নেই, প্রতি মুহূর্তে তার অবস্থা 
পরিবর্তিত হচ্ছে, এবং তার স্রষ্টা প্রতিবারে তাকে এক নূতন আকারে সংগঠন করছেন, যা পূর্ববর্তী সমস্ত আকার থেকে ভিন্ন ॥ 
৭। মুলে .|-$ শব্দ ব্যবহৃত হয়েছে। বাহনের উপর চাপানো বোঝাকে ৬%--/বলে । (১18) এর শাব্দিক অনুবাদ হচ্ছে ‘দুই চাপানো 
বোঝা’ । এখানে এ শব্দ ভ্রিন (দানব) ও মানুষকে বোঝাতে ব্যবহার করা হয়েছে; কেননা এরা উভয়ে ভূপৃষ্ঠের উপর অবস্থিত হয়েছে। 
এবং সম্বোধন বিশ্বপ্রভুর অবাধ্য জিন ও মানুষদের করা হয়েছে- অর্থাৎ যেন ভূপৃষ্ঠের স্রষ্টা নিজ সৃষ্টির এই দুই অযোগ্য দলকে নির্দেশ করে 
বলেছেনঃ হে জ্বিন ও মানুষের দল- তোমরা যারা আমার পৃথিবীর বোঝা স্বরূপ হয়ে আছো সত্বর আমি তোমাদের খবর নেয়ার জন্যে 
অবকাশ গ্রহণ করছি। 
৮। এর মর্ম এই নয় যে- এ সময় আল্লাহতা'আলা এত ব্যস্ত আছেন যে এই অবাধ্য বান্দাহদের কৈফিয়ত নেয়ার তার অবকাশই মিলছে 
না; বরং এর প্রকৃত মর্ম হচ্ছে- আল্লাহতা'আলা এ জন্যে এক সময় সূচী নির্দিষ্ট করে রেখেছেন যে অনুসারে মানুষ ও জ্বিনের শেষ 
বিচারের সময় এখনো আসেনি । | 
ACA LC UTC CSA USCC EAS A SSCA COO VAN AAS CTA Nr DDT ৯৯১৯১৯১১১৬৯ 


= 


৯০০৩৩৩3৩222 


৫১ 426 


(০)১৩৬৩ 


2 ৬৫ 1212 HEN Su Re § রব { তি | 
EEE বে) পি  * তির IS? শক্তি 
= ন উভয়ে অনিশ্বাস 
শিখা ১78 প্রেরিত হনে নর 


তবে পালিয়ে দেখ-না, পালিয়ে যেতে পার না, সে জন্যে তো খুব বেশী শক্তি-সামর্থের প্রয়োজন” । 
৩৪. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ শক্তি-ক্ষমতাকে তোমরা অস্বীকার করবে? 
৩৫. (পালিয়ে যেতে চেষ্টা করলে) তোমাদের উপর আগুনের শিখা ও ধুয়া ছেড়ে দেয়া হবে, তোমরা যার 
মুকাবেলা করতে পারবে না। 

৩৬, হে জিন ও মানুষ! তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ শক্তি-ক্ষমতাকে অসত্য মনে করে অস্বীকার 
করবে? 

৩৭. (অতঃপর কি হবে তখন) যখন নভোমন্ডল দীর্ণ-বিদীর্ঘ হয়ে যাবে? ও লাল চামড়ার মত রক্তবর্ণ ধারণ 
করবে? 

৩৮. হে জিন ও মানুষ! (তখন) তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ মহাশক্তিকে অমান্য করবে? 


হি ১৯৯১১৯৯৯৮৯৮৯৯৮৯৮১১৫৩০৩০০৩৩ 


৯। যমীন" ও ‘আসমান -এর অর্থ বিশ্ব-জগৎ বা অন্য কথায় খোদার খোদাত্ব । আয়াতের মর্ম হচ্ছে- খোদার পাকড়াও থেকে রক্ষা 
পাওয়া তোমাদের সাধ্যে নেই । খোদার যে বিচারের সংবাদ তোমাদের দেয়া হচ্ছে তার সময় এলে তোমরা যেখানেই যে অবস্থায় থাকনা 
কেন, তোমাদেরকে ধৃত করে আনা হবে। এ পাকড়াও থেকে রক্ষা পেতে হলে তোমাদেরকে খোদার খোদায়ী থেকে পালিয়ে যেতে হবে, 
কিন্তু সে ক্ষমতা তোমাদের নেই । যদি নিজেদের মনে এরুপ শক্তির দন্ত তোমাদের থাকে, তবে নিজেদের শক্তি প্রয়োগ করে একবার 
দেখ না! 


১০। আসমান বিদীর্ণ হওয়ার অর্থ আকাশের বন্ধন খুলে যাওয়া, বিশ্ব-শৃড্খলা চূর্ণ-বিচূর্ণ হয়ে যাওয়া, নক্ষত্র ও গ্রহনমূহের বিক্ষিপ্ত হয়ে 
যাওয়া। 


২২৩৫৩৩৩৩৩55: 


PACA AC CA 


Eo 


উপ 


ww | FE 2৫2227:71% 5 4০ শু 24 551 5 
A 2৬৫৪ 2৩39 2 GPG ৬৯৪১ দিছি 
শক্তি তখন কদমসমূহকে ও সম্মুখের চুলকে ধরাহবে তাদের চেহারা 
পরাক্রমকে কোন কোন অতঃপর দ্বারা 
Va 4 4% 2 5৫৮৮৫ টে 1 ১ ৫ ৪৫ 
20 নে 0 (১৯ ৮১০ ও ৩ ু 
SLA জাহান্নাম হবে অসতা তোমাদেরউডয়ের 
ih AS ই তেই মনে করবে রবের 
» 4 27 ৮৮৫ ৫৫১৫ 22222 নট 


L220 +27? 


তারমাঝে তারা আবর্তন 
করবে 


ER 
EX 
পুত 
Ey 
a 


(তে? [0 
3G 
৬৬ 
৫)" 

NN 
Ll 
5 ৬৬৮ ৯ 
|! 

+ 


এ Ar wy । 
22222275254 
৮০০০০ 4৩) রে ৬৫ cy 350 ৩৬ টার, রি 

রর ভয় করে তাঁর জন্যে এবং উভয়ে অসত্য তোমাদের্্ভয়ের শক্তি 


৩৯. সেদিন কোন যানুষ ও কোন ভ্বিনকে তার গুনাহ জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। 
৪০, (তখন দেখা যাবে) তোমরা উভয় সম্প্রদায় নিজেদের খোদার কোন্‌ কোন্‌ দয়া অনুগ্রহ অস্বীকার করতে 
পার? 
৪১. অপরাধী লোকেরা সেখানে নিজ নিজ চেহারা দিয়েই পরিচিত হয়ে, যাবে এবং তাদেরকে কপালের চুল ও পা 
ধরে হেঁচড়ায়ে টেনে নেয়া হবে। 

৪২. সেই সময় নিজেদের খোদার কোন্‌ কোন্‌ শক্তি পরাক্রমকে অসত্য মনে করবে? 

8৩. (তখন বলা হবে) ইহাই সেই জাহান্নাম, অপরাধী পাপীরা যাকে অসত্য মনে করে নিয়েছিল। 
88. সেই জাহান্নাম ও টগৃবগ্‌ করে ফুটস্ত উত্তপ্ত পানির মধ্যে তারা আবর্তন করতে থাকবে। 
৪৫. তাহলে তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ শক্তি পরাক্রমকে অবিশ্বাস করবে? 


রুকুঃ৩ 
৪৬. আর খোদার সামনে পেশ হবার ভয় পোষণ করে এমন১১ প্রত্যেক ব্যক্তির জন্যেই দুখানি বাগান রয়েছে। 


কু তত 


এ 
২ 
প্র ৬ খৃ 
i চৰ 
বশ ১৯৯০০০১০০১০০০) 


gpm ONE SCR 


OAS LAST ACL CLIT TP ES 


১১০০ 


০৩৩ 


১১। যে দুনিয়াতে ভয় করে জীবন-যাপন করেছে এবং এই বুঝে কাজ করেছে যে একদিন আমাকে নিজের প্রভুর সমনে দাড়াতে হবে 
এবং নিজের কাজের হিসাব দান করতে হবে। 


৫৫৩৩৬৩525০৬ 


১২০২, 


হি 


ইত 


< 


সরা আরু-রহমান.৫৫ ৰ ১৫৪ পারা২৭. 
] নি 252 


fp 

: 24 2222 | 22 VA A স্পার্তি { wd 
( OUT EELS ৩০ BI ph 
ঘন শাখা (উভয়ে ) ভিভয্ে অসত্য তোমাদেরউভয়ের পুরস্কার সুতরাং R 

পল্লব বিশিষ্ট মনে করবে রবের সমূহকে 
৩.4 PIAA পার্টি র্‌ 
নি 
্ ৮ 

w= $ পু রর 
DJ ৬৮১৩ UL 

নিয়ামত সুতরাং প্রবাহমান 
সমূহকে কোন কোন টি 
৯৩ $1 A 

ফল প্রতোক ধরনের 


212 AF itd এ তাপ 1) A) ত raf 
o* « ই টা ৬ র্‌ 
sO) 2 ৪ রে 5০ ৬ DD শু ৬৬ 


ঠ৩০2৩৩555৩52552555-525252525 


মোটা রেশমের তার আস্তরণ শয্যাসমূহের উপর হেলান দিয়ে উভয়ে অস্বীকার 
্‌ ১ ছি ৪2 
৮৫, ৮ হি তির t 2৮৫৮ (৮ 
৩৩7 DS ৪২5 জিকা ভরে ও 
রি টি পপ 


স্কট 


তোমাদের উভয়ের নিয়ামত সুতরাং নিকটে দুই উদ্যানের  ফলসমূহ এবং 


১ 


৪৭. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ পুরষ্কার তোমরা অস্বীকার করবে? 
৪৮. সবুজ সতেজ ডাল-পালায় ভরপুর । 

৪৯, তোমাদের খোদার কোন্‌ কোন্‌ পুরঞ্কারকে তোমরা মিথ্যা মনে করবে? 
৫০. দুটি বাগানে দু'ধারা সদা প্রবহমান, 

৫১. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ নিয়ামতকে তোমরা অসত্য মনে করবে? 
৫২. উভয় বাগানে প্রত্যেকটি ফলের দৃ*টি রকম হবে১২। 

৫৩, তোমাদের খোদার কোন্‌ কোন্‌ নিয়ামতকে তোমরা অসত্য মনে করবে? 
৫৪. জান্নাতী লোকেরা এমন শয্যার উপর ঠেস লাগিয়ে বসে থাকবে যার আস্তরণ মোটা রেশমের তৈরী হবে 
আর বাগানের ডাল-পালা ফলের ভারে ঝুঁকে পড়া থাকবে । 

৫৫. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? 


1 45 
৪ ri 
উভয়ে অস্বীকার 


বস ও ত 
CCS CSA TAT TD TTT TDD DD MASTS 


১২1 এর এক অর্থ হতে পারেঃ দুটি উদ্যানের ফলের প্রকৃতি অনন্য হবে। একটি উদ্যানে গেলে দেখা যাবে শাখা-প্রশাখা এক প্রকৃতির 
ফলভারে ভারাক্রাস্ত, তো দ্বিতীয় উদ্যানে গেলে দেখা যাবে তার ফলের প্রকৃতি ভিন্নন্প। দ্বিতীয় অর্থ এও হতে পারেঃ-উভয় উদ্যানের 
প্রত্যেকটিতে এক প্রকারের ফল থাকবে যা পরিচিত, দুনিয়াতে সে ফল জানা ছিল, স্বাদে তা পার্থিব ফল থেকে যতই উৎকৃষ্ট হোক না 
কেন। এবং দ্বিতীয় প্রকার ফল হবে অসাধারণ , দুনিয়াতে যা কখনো তাদের স্বপ্রে এবং কল্পনায়ও দেখা দেয়নি। 


৩2৮১০০১১০১১ 


৫৩০৩০৫৩৫৫৩০ 


উকি 


hs 


(3355৩৩5252৬ 


REAR AAS ১১০২০০২০১০৫ 


দৃষ্টির 
(রমণী) 
আর্ট 2 LE ad 


ও 


55 


২১০55525552 


DDD PDD 


> DDD 


৫৬. এই নিয়ামত সমূহের মধ্যে লজ্জাবনত-নয়না১৩ ললনারাও থাকবে- তাদেরকে 
এই জান্নাতী লোকদের পূর্বে কোন মানুষ বা জিন স্পর্শও করেনি১৪। 

৫৭. তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ দানকে অসত্য মনে করবে? 

৫৮. তারা এমনই সুন্দরী রূপসী যেমন হীরা ও মুক্তা । 

৫৯. তোমরা তোমাদের খোদার কোন্‌ কোন্‌ নিয়ামতকে অসত্য মনে করবে? 

৬০. শুভ কাজের বিনিময় শুভ কাজ ছাড়া আর কি হতে পারে? 

৬১. তাহলে হে জ্বিন ও মানুষ! তোমরা তোমাদের খোদার কোন কোন উত্তম গুণাবলীকে অসত্য মনে করবে? 
৬২. আর সেই দু'টি বাগান ছাড়াও আরো দৃ*টি বাগান হবে১৫। 


১৩) নারীর আসল সৌন্দর্য হচ্ছে বে-সরম ও প্রগলভ না হওয়া- ভার চক্ষুতে লজ্জা থাকা । এই কারণে আল্লাহতা'আলা জান্নাতের 
নেয়ামত সমূহের মধ্যে নারীর উল্লেখ করতে গিয়ে সর্বপ্রথম তার রূপ ও সৌন্দর্যের নয় বরং তার লজ্জাশীলতা ও সতীত্বের প্রশংসা 
করেছেন। ব্বুপবতী নারীগণ তো যৌথ ক্রাবে ও সিনেমা স্টুডিওতেও জমা হতে পারে এবং রূপ ও সৌন্দর্যের প্রতিযোগিতায় তো বেছে 
বেছে এক এক করে রূপবতী নারীদের নিয়ে আসা হয়; কিন্তু কু-রুচি ও কু-স্বভাব বিশিষ্ট লোকেরাই মাত্র তাদের প্রতি আকর্ষণ বোধ 
করতে পারে। সে রূপ ও সৌন্দর্য কোন সন্ত্রমশীল মানুষের চিত্ত আকৃষ্ট করতে পারে না যা প্রতিটি কু-দৃষ্টিকে দৃষ্টি-পাতের আমন্ত্রন জানায় 
ও প্রতিটি অংকের শোভা বর্ধন করতে প্রস্তুত ৷ 
১৪ এর থেকে জানা গেল জান্নাতে সৎ মানুষদের ন্যায় সৎ জ্রিনও প্রবেশ করবে। মানুষের জন্যে মানবী স্ত্রী লোক ও ভ্রিনদের জন্যে 
থাকবে জন জাতীয় নারী এবং আল্লাহর কুদরতে (শক্তি মহিমায়) সকলকে কুমারী করে দেওয়া হবে। 
১৫। সম্ভবতঃ প্রথম দুই উদ্যান বাসস্থান ও দ্বিতীয় দুই উদ্যান প্রমোদ-ক্ষেত্র হবে। 


সু হু তু ৩০ AS SA NAD SDN DDD TODD ODD DOOD DD 


৫৩২০৩৫৩৫৫০৯ 


els 


ঢা 


হু ০৩০০০০০০০০৯ 


সপ 


৮ 


সুরা আর্-রহমান.৫৫ ১৫৬ পারা২৭ 


po 


০০-৩৩-৩০২০ 


চু সুুসুুভুভুতুৎ 


ূ তু ভুতু 
হুক জু কুহু সু ুসুুুসুসুু 


FR 


৬৩. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ দানকে তোমরা অসত্য মনে করবে? 
৬৪. ঘন সন্নিবেশিত সবুজ-শ্যামল সতেজ বাগান। 

৬৫. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ অনুগ্রহকে তোমরা অস্বীকার করবে? 
৬৬. দু'টি বাগানে দ:টি ধারা ঝর্ণার মত উৎক্ষিপ্তমান। 

৬৭. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ অবদানকে তোমরা মিথ্যা মনে করবে? 
৬৮. তাতে বিপুল পরিমাণ ফল, খেজুর ও ডালিম থাকবে। 

৬৯. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ অনুখহকে তোমরা অস্বীকার করবে? 
৭০. এসব নিয়ামতের মধ্যেই থাকবে সঙ্চরিত্রবান ও সৃদর্শনা স্ত্রীরা । 

৭১. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ দানকে তোমরা অস্বীকার করবে? 


১2৩৩ 


by 
= 


সূরা আর্-রহমান.৫৫ ১৫৭ পারা২৭ 


Se 
PERLE RETNA NN EERLL ATTA IDDTA 


০৮১১ 


১০৯৯০ 


সি Re na a ean তল এ রস 
সিভি 


orl টার 24 4 2 ৭৫৯ 
৪৯) ৬১৪ ৬৬৬৯ 72 
নিয়ামত অতএব 

সি পর আত শিট ৭ সদ শি 
) ৮5 ৮5 পেত ৫/1 পু Lz AER 
od 

মহত্বপূৰ্ণ 


তোদাদের রবের নাম বড়ই বরকতশালী উভয়ে অস্বীকার ০০০০৭ 


করবে 
9 217 ? 
মহা সম্মানিত ও 


সস তব 


তুর 


১) 


৫ 


0 ol” 
হ৫েহ এ 


৭২. তাবু সমূহের মধ্যে সুরক্ষিত হুররাও থাকবে৯১। 

৭৩. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ অনুষ্বহকে তোমরা মিথ্যা মনে করবে? 
৭৪. এই বেহেশ্তী লোকদের পূর্বে কোন মানুষ বা জ্বিন তাদেরকে স্পর্শও করেনি । 

৭৫. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ দানকে তোমরা অসত্য মনে করবে? 

৭৬. এই জান্নাতবাসী লোকরা সবুজ গালিচা এবং সুন্দর ও অমূল্য চাদরের উপর ঠেস লাগিয়ে বসবে। 
৭৭. তোমাদের খোদার কোন্‌ কোন্‌ দানকে অস্বীকার করবে? 

৭৮. বড়ই বরকতশালী মহান মহাসম্মানিত মাহাত্মপূর্ণ তোমার খোদার নাম। 


৩০০৩২০০৩০৩২৩৩০০৩ 


১৬। তাবুর মর্ম সম্ভবতঃ সেই রকমের শিবির, রাজ-রাজপ্যদের জন্য যা ভ্রমণ স্থলে স্থাপন করা হয়। ভ্রমণ ক্ষেত্রগুলির স্থানে স্থানে তাবু 
স্থাপিত থাকবে, যেখানে হুরগণ (পবিত্র স্বগীয়া রমণীগণ) তাদের ভোগ ও আনন্দ বর্ধনের উপকরণ স্বরূপ অবস্থান করবে । 
তু সু পু এ এ RALLIES, 


বস 


শা টাটা শশী দিশা শশা শশী শা শশীশী সীট 


শব্দ-৮/২১- 


সুরা আল-ওয়াকি 'আ.৫৬ ১৫৮ পারা২৭ 


নামকরণ ৪ প্রথম আয়াতের ৯511-কেই গোটা সূরার নামরূপে নির্দিষ্ট হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ সূরাসমূহের নাযিল হওয়ার পরম্পরা পর্যায়ে হযরত আবদুল্লাহ ইবনে 
আব্বাস (রাঃ) যা কিছু বলেছেন তাতে তিনি বলেছেন- প্রথমে সূরা ত্বা-হা নাযিল হয়েছে, তার পর আল- 
ক্গয়াকে'আ, তারপর আশৃ-শুরা (আল্-ইতকান সুযৃতী)। ইকরামাও এই পরস্পরাই বলেছেন (বায়হাকী, 
দালায়েলুনুবুয়াত)। 

এতিহাসিক ইবনে হিশাম, ইব্নে ইসহাক হতে হযরত উমরের ঈমান গ্রহণের যে কাহিনী ও বিবরণ উদ্ধৃত 
করেছেন তা হতেও উপরোক্ত পরস্পরার কথা জানা যায়। সে কাহিনীতে বলা হয়েছে, হযরত উমর (রাঃ) যখন 
তার বোনের ঘরে প্রবেশ করলেন, তখন সেখানে সূরা ত্বা-হা পড়া হচ্ছিল। তার পদধ্বনি শুনতে পেয়ে পাঠরত 
লোকেরা কুরআনের পৃষ্ঠাসমূহ লুকিয়ে ফেললেন। হযরত উমর প্রথমে তো তার ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে 
পড়লেন! বোন যখন তীকে রক্ষার জন্য এগিয়ে আসলেন তখন তিনি তাকেও মারধোর করলেন। এর ফলে তার 
(বোনের) মাথা ফেটে গেল। বোনের রক্ত প্রবাহিত হতে দেখে হযরত উমর (রাঃ) খুবই লজ্জিত ও অনুতপ্ত 
হলেন। তিনি বললেনঃ আমাকে সে 'সহীফা’ দেখাও যা তোমরা লুকিয়ে ফেলেছ। তাতে কি লেখা আছে তা 
একবার দেখিই না! বোন বললেনঃ আপনি শিরকী আকীদার কারণে অপবিত্রঃ 7৯০৬ 91 ৬৯০১ 0719 - 
কুরআনের এ সহীফা কেবল মাত্র পবিত্র লোকই ছুঁতে ও ধরতে পারে । এই কথা শুনে হযরত উমর (রাঃ) গোসল 
করলেন ও পরে সেই সহীফাখানি হাতে নিয়ে পাঠ করলেন। 

এ বিবরণ হতে জানা যায়, এ সময় অর্থাৎ" হযরত উমরের ইসলাম গ্রহণের পূর্বেই- সূরা 'আল-ওয়াকে 'আ' 
নাযিল হয়েছিল । কেননা ৬/%1 81 ৮১ ॥ আয়াতাংশটি তো এ সূরাতেই রয়েছে। হযরত উমর (রাঃ) হাবশায় 
হিজরত করে যাওয়ার ঘটরার পর নবুয়্যতের ৫ম বর্ষে ঈমান এনেছিলেন,এ তো এঁতিহাসিক তথ্যের ভিত্তিতে 
প্রমাণিত। 


বিয়য়বস্তু ও মূল বক্তব্যঃ পরকাল, তওহীদ ও কুরআন মজীদ সম্পর্কে মক্কার কাফেরদের মনে যে 
সব সন্দেহ ও সংশয় ছিল তার প্রতিবাদ করাই হ'ল এ সূরাটির বিষয়বস্তু । কোন দিন কিয়ামত হবে, পৃথিবী ও 
আকাশমন্ডলের বর্তমান গোটা ব্যবস্থাই চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবে, অতঃপর সমস্ত মানুষ পুনরুজ্জীবিত হবে, তাদের 
হিসাব-নিকাশ হবে, নেক্কার মানুষকে জান্নাতের বাগ-বাগিচায় থাকতে দেয়া হবে এবং পাপী গুনাহগার মানুষ 
দোযখে নিক্ষিপ্ত হবে- এ সব কথাই তাদের নিকট খুব বেশী অবিশ্বাস্য ছিল তারা এসব কথার প্রতি কোনরূপ 
বিশ্বাস স্থাপন করতেই প্রস্তুত ছিল না। তারা বলতোঃ এ সবই কাল্পনিক ও ভিত্তিহীন কথা-বার্তা । এ বাস্তবায়িত 
হওয়া কোনক্রমেই সম্ভবপর নয়। 

এ সূরায় তাদের এ সব কথার জবাব দেয়া হয়েছে। বলা হয়েছে, বস্তুতই যখন কিয়ামতের এ ঘটনা সংঘটিত 
হবে, তখন তো আর কেউ বলতে পারবে না যে, এ সংঘটিত হয়নি। তাকে সংঘটিত হতে কেউ বাধাও দিতে 
পারবে না, ঘটনাকে অ-ঘটনা বানিয়ে দেয়ার সাধ্য কারো নেই। সে সময় সমস্ত মানুষ অনিবার্যভাবে তিনটি ভাগে 
বিভক্ত হয়ে যাবে । এক ভাগের লোক “সাবেকীন'* সেই প্রাথমিক পর্যায়ের লোকরূপে গণ্য হবে। দ্বিতীয় ভাগের 
লোক হবে সব “সালেহীন'- নেক্কার, সৎকর্মশীললোক; আর তৃতীয় ভাগে গণ্য হবে সে সব লোক, যারা পরকাল 
অবিশ্বাস করেছে এবং মৃত্যু পর্যন্ত কুফরী, শিরক ও বড় বড় গুনাহে দারুনভাবে নিমজ্জিত হয়ে রয়েছে। এ তিন 
শ্রেণীর সাথে যেরূপ আচরণ ও ব্যবহার হবে ৭-৫৬ নম্বর পর্যন্তকার আয়াতসমূহে তার বিস্তারিত বিবরণ পেশ করা 


2০১০১১০০2০০ 


22১ 


( 


| 


& হয়েছে। এর পর ৫৭-৭৪ নম্বর পথস্তকার আয়াতে তওহীদ ও পরকাল- ইসলামের এ দুটি মৌলিক বিশ্বাসের | 


৩২১২০১১২১১৩ 


MSS SSS rs ু সু 


করার মাধ্যমে আগুনের প্রতি লোকজনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাকে একটি কঠিন প্রশ্ন সম্পর্কে গভীর 
ভাবে চিন্তা-ভাবনা ও বিচার-বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। প্রশ্নটি হ'ল এই যে- খোদার সৃষ্টির 
কারণে- হে মানুষ তুমি অস্তিত্শীল, যার দেয়া জীবন-সামগ্রী ও উপকরণে তুমি লালিত-পালিত, তার আনুগত্য না 
ক'রে স্বাধীন-স্বেচ্ছাচারী হওয়া কিংবা তাকে বাদ দিয়ে অন্য কারোর বন্দেগী ও দাসত্ব গ্রহণ করা- পালন করার 
তোমার কি অধিকার আছে? তিনি এক বার তোমাকে অস্তিত্বদান করার পর এমন অক্ষম ও সামর্থ্যহীন হয়ে 
পড়েছেন যে, পুনরায় তোমাকে অস্তিত্ব দিতে চাইলেও তা তিনি করতে পারবেন না এমন কথা তুমি তার সম্পর্কে 
কেমন করে ভাবতে পারলে? 
৭৫-৮২নম্বর পর্যন্তকার আয়াতে মক্কার কাফেরদের মনে কুরআন সম্পাকত পুঞ্জাভূত যাবতীয় সন্দেহের প্রতিবাদ 
করা হয়েছে। তাদেরকে এরূপ বলে সচেতন বানাতে চেষ্টা করা হয়েছেঃ হে হতভাগারা! এতো তোমাদের প্রতি 
আল্লাহতা'আলার একটি অতীব বড় ও মহা মুল্যবান নিয়ামত । এ নিয়ামতের প্রতি তোমরা নিজেদের করণীয়রূপে 
এ আচরণ গ্রহণ করেছ যে, তোমরা একে অসত্য মনে করতে থাকছ এবং তার দ্বারা উপকৃত হওয়ার পরিবর্তে তার 
প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করছ ৷ কুরআনের সত্যতা পর্যায়ে দুটো সংক্ষিপ্ত বাক্য বল! হয়েছে ও তাতে দুটো 
তুলনাহীন প্রমাণ পেশ করা হয়েছে। তা এই যে, এ কুরআনে যদি কেউ চিন্তা-গবেষণা চালায়, তাহলে সে দেখতে 
পাবে, এতেও সেরূপ দৃঢ় সুসংবদ্ধ শৃংখলা-ব্যবস্থা রয়েছে, যেমন আকাশ-বিশ্বের গ্রহ-নক্ষত্রের মাঝে রয়েছে এক 
সুদৃঢ় শৃংখলা-ব্যবস্থা আর এ জিনিসই অকাট্য ভাবে প্রমাণ করে যে, এ গ্রন্থের রচয়িতাও সে মহান খোদাই, যিনি 
বিশ্বলোকে নিহিত নিয়ম-শৃংখলা ব্যবস্থা কার্যকর করেছেন। এরপর কাফেরগণকে লক্ষ্য করে বলা হয়েছে, এই 
কিতাব খানি নেই নিয়তি লেখনীতে উৎকীর্ণ ও সুপ্রতিষ্ঠিত যা সৃষ্টিকুলের হস্তক্ষেপ ও হাত সাফাইর পরিধি- 
পরিনীমার আওতা-বহির্ভূত। তোমরা হয়ত মনেকর, মুহাম্মদ (সঃ)-এর নিকট শয়তান এ কুরআন আনয়ন করে । 
অথচ “লওহে মাহফুজ" হতে হযরত মুহাম্মদ (সঃ) পর্যন্ত যে মাধ্যমে এ কুরআন পৌঁছায়, তাতে পবিত্র-আত্মা 
ফেরেশতাগণ ছাড়া অন্য কারও এক বিন্দু হস্তক্ষেপেরও সুযোগ বা সম্ভাবনা নেই। 
সূরার শেষের দিকে মানুষকে লক্ষ্য করে বলা হয়েছে, তুমি যতই হাক-ডাক ছাড় না কেন এবং স্বীয় স্বাধীনতা 
স্বেচ্ছাচারিতার অহংকার-অহমিকায় পড়ে প্রকৃত মহাসত্যকে তুমি যতই উপেক্ষা-অবজ্ঞা করতে থাক না কেন, 
মৃত্যুর মুহূর্তে তোমার বিবেক-চক্ষু অবশ্যই উশ্মীলিত হবে, মৃত্যু যন্ত্রণাই তোমার বিবেকের বদ্ধ কপাট খুলে দেয়ার 
জন্য যথেষ্ট হবে । এ সময় তুমি নিতান্তই অসহায় হয়ে পড়বে । কেউ নিজের মা-বাপকে বাচাতে পারেনা, কেউ 
নিজের প্রিয়তম কলিজার টুকরা সন্তানদেরকেও বাচাতে পারনা। কেউ নিজের অনুসারী, অগ্রনেতা বা প্রিয়তম 
রাষ্ট্রনায়কগণকেও বাঁচাতে সক্ষম হয় না। প্রত্যেকেই এবং সকলেই তোমার চোখের সামনে মরে যায়। তুমি 
নীরব-নিক্রিয় হয়ে শুধু দেখতেই থাক- করবার মত কিছুই তোমার থাকে না। কোন উচ্চতর প্রশাসক তোমার 
উপর নেই- এটাই যদি সত্য হয়, দুনিয়ায় তুমি ছাড়া আর কেউ নেই- তোমার এ অহংকারও যদি যুক্তিযুক্ত হয়, 
তা হলে কোন মরে যাওয়া ব্যক্তির প্রাণ তুমি ফিরিয়ে আন না কেন?............. না তা করার কোন ক্ষমতাই 
তোমার নেই ৷ এ ব্যাপারে তুমি নিতান্তই অসহায় । অনুরূপভাবে খোদার জিজ্ঞাসাবাদ করা: হিসাব-নিকাশ লওয়া 
ও তার ভিত্তিতে শান্তি ও পুরষ্কার দানকে প্রতিরোধ করা- হতে না দেওয়াও তোমার সাধ্যের সম্পূর্ণ বাইরে । তুমি 
রঃ মানো আর নাই মানো, মৃত্যুর পর প্রত্যেক ব্যক্তিই স্বীয় জীবনের পরিণতি সুস্পষ্ট দেখতে পাবে! নিকটবর্তী 
| লোকদের মধ্যে হলে তাদের পরিণতি দেখতে পাবে, সালেহীন-নেককার পুণ্যশীলদের মধ্যে হলে তাদের পরিণতি 
দেখতে পাবে । আর মিথ্যা মনে করেছে যারা তাদের মধ্যে হলে এরূপ অপরাধীদের জন্য যে পরিণতি, তাই সে 
দেখতে পাবে । এর ব্যতিক্রম হতে পারবে না কোনক্রমেই । 


সূরা আল-ওয়াকি'আ.৫৬ ১৬০ পারা২৭ 


৯১ 


ren at 


5555555353555525225 


HASSAN a ACE 


টি 


২52 SINE ০৯ Y 


22525 


রা Ed 


০৫০৯১ 


গুগল 


09১61 -৫1190৯-১ 


১০০৩১৩৩১০৩০ 


৬. অতীবমেহেরবান অশেষদয়াবান- আল্লাহর নামে (শুরু 1d 
= As 8B A ৮১ ঢ 
০.2 (6 ৫০ (৫০৫০2 LAELIA ANA LEA রে 
Ei ০%১6৫ sd) (১৯৯) ঠে 22512) ৩৬১5 1১1 | 
2 PANE ls ৮. [মি 
ঃ কোন অস্বীকারকারী তার সংঘটনের না ঘটনাটি ঘটবে যখন | 
(ব্যাপারে) (হবে) (অর্থাৎ কিয়ামত) A 
Y AEA PF 37/2 5 G ? 
৮ ৬ 27 22 
৩৯৮ 0৮০৯ Ee NWO AAC L 
A 
(প্রবল) পৃথিবী প্রকম্পিত করা যখন (আবার কাউকে) (তাহবে কাউকে) || 
Le সমূ্রতকারী  অবনতকারী | 
6০০০৬ তা তর্ট 2৮ PIL 
FA রি ft পে % 2 2 ৫ ৫ 
LSE Hs এ এ ৯৫ £ 
বিক্ষত. জুলি. অতঃপর শেখ পে)  র্বতসরূহকে বিবির এবং: 
৮ ৮৬৪ ০ হবে A 
| LL EE 1 £ 
4 eS 0454ত (7 হাজি ও A 
ডানহাতের লোকগুলো অতঃপর তিনটি শ্রেণীতে তোমরা হবে এবং 
(বিভক্ত) 


22722 27172 EE elds চা ~~ 
১০৯৯ cA 0H LG 
ডানহাতের 


বামহাতের লোকগুলো এবং 


EAS 


Ca 


কুকুঃ১ 
১. যখন সে সংঘঠিত হবার ঘটনাটি সংঘঠিত হয়ে যাবে, 

২. তখন তা সংঘঠিত হবার ব্যাপারটিকে মিথ্যা বলার কেউ থাকবেনা; 
৩. -তা হবে উচু-নীচুকারী মহা-প্রলয়! 

৪. পৃথিবীটা তখন হঠাৎ করে নড়িয়ে কাপিয়ে দেয়া হবে১, 

৫. আর পাহাড় এমনভাবে বিন্দু বিন্দু করে দেয়া হবে 

৬. যে, তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে । 

৭. তোমরা তখন তিনটি ভাগে ভাগ হয়ে যাবে। 


হি 


৩২০৩৩০৫০৩০২১-০৩০০০৩০ 


(মা 
রী 
গু: 
| 
Fl 
3 
ঃ 

| 
1 


ক 


A 


হ্‌ 
এ 


৫৩০55 


সূরা আল-ওয়াকি'আ.৫৬ ১৬১ পারা২৭ 


টু 
৩7৬০১০১১০০০ 


২১১৯৮ 


মা TA 5৯ 
৬৮৯৯ 6৪০ ৩ 


বেশীসংখ্যক সুখের জান্নাতের (তারাথাকবে) নৈকটাপ্ৰাপ্ত 
মধ্যে 


ds 2 i? w 21 
(০৪০2৯৯02936 256 058 ৫ 
i ঠি ূর্ববর্তীদের 


(তারাবসবে) পরবতীদের মধ্যহতে অল্পসংখ্যক এবং 
(হবে) 


DPD TTD DT AT LACTATE DS 


উপর 
2 রি 2 (62 ২৮:৫০ ৮৫ 22 
ও ৫৮৪৪ তু GH CHHL ৮৮ 
মুখোমুখি হয়ে তার উপর হেলানদিয়ে বসবে স্বর্ণখচিত আসন সমূহের 
at ৮৫১০৫ 4% £)4 1 52৫৮ B30 
০0 - ৫9৬৩১ ৩৬০১ ৪১৬ ৬৮১৯: 

2 
পর্নিপা্রলোসহ চিরস্তন কিশোররা তাদেরকাছে ঘুরাফিরা 


OAC ony. ADD DD DD 


৮:৯৫: €৫ 5:76 5 এ 2% রঃ 2 AA 
৩৯০৭ ৬ ৬:৯৪ ৩৪ ১৬ 2 & 2১৩ ১ 
মাথাঘুরাবে না li 


Be 


পে 22৫ ALA (৫২ ৮৯৮ রি 
(A 


ELE 


'বাম বাহুর লোকদের (দুর্ভাগ্য দুর্দশার) আর সীমা-পরিসীমা কি! 
১০. আর অগ্রবর্তী লোকেরা তো অগ্রবতহি। 

১১. তারাই তো সান্নিধ্যশালী লোক; 

১২. নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে অবস্থান ও বসবাস করবে । 
১৩. আগের কালের লোকদের মধ্যে বেশী সংখ্যক হবে, 
১৪. আর পিছনের লোকদের মধ্যে কম সংখ্যক । 

১৫-১৬. মনি-মুক্তা খচিত আসন সমূহের উপর হেলান দিয়ে মুখোমুখী হয়ে আসিন হবে। 

১৭-১৮. তাদের মজলিশ সমূহে চিরন্তন ছেলেরা প্রবহমান ঝর্ণার সুরায় ভরা পানপাত্র ও হাতলধারী সুরাভান্ড ও 
আচখোরা নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে । 

১৯. তা পান করায় তাদের মাথা ঘুরবে না, তাদের বিবেক-বুদ্ধিও লোপ পাবে না। 


২০. আর তারা তাদের সামনে রকম-বেরকমের সুস্বাদু ফল পেশ করবে-যেন যেটা পছন্দ সেটাই তুলে নিতে 
পারে। 


ARREARS GALLE SET DTT SRT 5৯ 


২। এর মর্ম এরূপ বালক যারা চিরদিন বালকই থাকবে ৷ তাদের বয়স চিরস্থায়ীভাবে একই অবস্থায় থাকবে। 
eC CCE LE Le Ly a CLAS LL PD DCE Ca Ca Ca TD TT Ta DDD md 


০৩০০০ পু ৩ RRL 


সূরা আল-ওয়াকি'আ.৫৬ ১৬২ পারা২৭ 
৫৩৩2555৮২২১, 


পা ৮ পারঞ্পা A 


৪০ ৩১৫০৪ 
যা 


পপর ছু 5, ৩ টি ১০ 
৪ উঠত ছা) 
পুরষ্কার “ লুকিয়েরাখা মুক্তার 


2. পর ঠা এপা 
ডঃ (৩) sw 


তারমধ্যে তারা গুনতেপাবে 


চে 21 1৮ ৫2, 
৬৯৬৯০) চিত 5৫ ৮৪০ 


লোকগুলো এবং সালাম 


RST SL RSLLTES 


২১. এছাড়া পাখীর গোশত্ও সামনে রাখবে । যেটির' গোশত্‌ ইচ্ছে হবে নিতে পারবে। 
২২. আর তাদের জন্যে সুন্দর চক্ষুধারী হুরগণও থাকবে। 

২৩. তারা সুশ্রী-সুন্দরী হবে- লুকিয়ে রাখা মুক্তার মত। 

২৪. এ সব কিছুই সে সব আমলের শুভ প্রতিফল স্বরূপ তারা পাবে, যা তারা দুনিয়ার জীবনে করতেছিল। 
২৫. সেখানে তারা কোন বাজে কথা ও পাপের বুলি শুনতে পাবে না। 

২৬.যে কথা-বার্তাই হবে, তা ঠিক ঠিক ও যথার্থ হবে। 

২৭. আর ডান বাহুর লোকেরা, ডান বাহুর লোকদের (সৌভাগ্যের) কথা আর কি বলা যায়! 
২৮. তারা কাটাহীন কুল-বৃক্ষ সমূহ, 

২৯. থরে থরে সাজানো কলা সমূহ, 

৩০. বিস্তীর্ণ অঞ্চল ব্যাপী ছায়া, 

৩১. সর্বদা প্রবহমান পানি, 


৩। অর্থাৎ এন্প বদরী যার গাছে কাটা থাকবে না। বদরী যতটা উৎকৃষ্ট হয় তার গাছে কাটাও কম হয়। এই কারণে জান্মাতের বদরী 
ফলের এই বলে প্রশংসা করা হয়েছে যে, তার গাছে কাটা আদৌও থাকবে না এরূপ উৎকৃষ্ট ধরনের ফল হবে, যা দুনিয়তে পাওয়া যেতে 
পারেনা । 


৩৩25৩৩৩৬৩৬5: 


RARITIES STS 


J 
Y 
র্‌ 
ন্‌ 


mY DDD TN TD TDD on 
1] Cee 22 3/ 


Y দি 
1০ re SY 2 ১৫ 


5 
আর লি 


৩২-৩৩. শেষহীন অবারিত ও বিপুল পরিমাণে পাওয়া যাবে এমন ফল, 
৩৪. এবং উচ্চ আসন সমূহে অবস্থিত হবে। 

৩৫. তাদের স্ত্রীগণকে আমরা বিশেষভাবে সম্পূর্ণ নূতন করে সৃষ্টি করব, 
৩৬. এবং তাদেরকে কুমারী বানিয়ে দেব । 

৩৭. নিজেদের স্বামীদের প্রতি আসক্ত এবং বয়সে সমকক্ষ, 

৩৮. এ সব কিছু ডানবাহুর লোকদের জন্যে । 


৪০. আর পিছনের কালের লোকদের মধ্যে হতেও বহু। 

৪১. আর বাম হাতের লোকেরা! বাম হাতের লোকদের চরম (দুর্ভাগ্যের) কথা আর কি জিজ্ঞাসা করবে! 

৪২-৪৩. তারা 'লু' হাওয়ার প্রবাহ ও টগ্বগৃ করা ফুটন্ত পানি ও কাল কাল ধুয়ার ছায়ার অধীন থাকবে। 
সা ০ ০৩২ ৯৯প৯১০০০০০১৬২৬১১১৮০১৮১ তু 


রুকুঃ৯ 
৩৯. তারা আগের কালের লোকদের মধ্যে বিপুল সংখ্যক হবে, ৃ 


ও 
| 
রব 
Y 
ly 
! 


} 


সূরা আল-ওয়াকি'আ.৫৬. ১৬৪ পারা২৭ 


(4৬2১১০১১১১০ 


চিড়ে 


পা 


নিশ্চয় কি অস্থি 
আমরা | 
৫ 
৬ 


2 
YH ১৩ 2H / ANH 4 rz 2 ৫2 / 5) 
€9 ২৬৯৯.) শি 1? ৪ র্‌ ৪ * ৬ 
ও ও 


রণ 2,442 2 রা পপ 2 এতে Ar 
2» HN 5) ০৩ ৪ 325 ডগা 1 
এবং পূর্ববতীদেরকে নিশ্চয় বল পূর্ববর্তী কালের আমাদের বাপ. অথবা 


ADT TODOS 


রে 1 পে 25279 পার্টি 
১৩৪০৪ 9১ Om © ৩৪১৯৯ 


Y ৮১55 


সময়ে 
৪98১৫ GD রর HK 
রর পথহরষ্টরা ওহে Yad | 


পে 


৩৫ 


মিথ্যাভেবে 


৫১০০৩ 


লুল 


88. তা না ঠান্ডা-শীতল হবে, না শাস্তিপ্রদ ৷ 
৪৫. এরা এমন লোক যে, এই পরিণতি পর্যন্ত পৌছার পূর্বে তারা খুবই স্বচ্ছল ও স্বচ্ছন্দ ছিল। 

৪৬. আর বড় বড় গুনাহ বার বার পৌনপুনিকভাবে করতে থাকত । 

৪৭. তারা বলতঃ “আমরা যখন মরে মাটি হয়ে যাৰ এবং অস্থি-পিঞ্জরটা শুধু পড়ে থাকবে, তখন কি আমাদেরকে 
৪৮. আর আমাদের সেই বাপ-দাদাদেরকেও কি উঠানো হবে যারা পূর্বেই চলে গেছে?" 

৪৯. হে নবী! এই লোকদেরকে বল £ 

৫০. নিশ্চয় নিঃসন্দেহে আগের ও পরের সকলকে একদিন অবশ্যই একত্রিত করা হবে, তার সময় নির্দিষ্ট করে 
দেয়া হয়েছে। 

৫১. তা হলে হে ্রষ্ট-বিভ্রান্ত ও অমান্য-অবিশ্বাসকারী লোকেরা, ৃ 
হু কুহু হু ভুত 


NN 
২ 
রি 
ৰ্‌ 
১ 
be) 
রর ৫৫৬৩৩৩৩540554542552552255৯০১০১5০০১৩০১০১৪০০০০৩০5০2০ 


০০০৩০ 


০০৩০০০০৩০০০ 


CASTS 


ৰ 


সূরা আল-ওয়াকি “আ.৫৬ ১৬৫ পারা২৭ 
RRR LLL TL TTT RTT STATS 
A ICAL YY 67 লিং পপ 5 টিনা রা 

র্‌ fF শি ls (চি রর 5 
২০)৯০৩ 2৯) (৩০৫ কা ৬৩) 25 3) 


পূর্ণকরবে অতঃপর  যান্ধুমের মুর থেকে 581 


আক 
চি 


০ তারা পার্ট ৩ 152 C A 3,282 পাও 
৩০ EEE Ux ৪ ২০৪৮০ ভিত 
তারউপর পানকরবে অতঃপর পেটসমূহকে , তাকে 


৩০৩৩০০৩০০৩০ ৯১১১ 


৯৯৯৯১১৯১৯৯৯ 


তোমরাকি তোমরা বীর্যপাতকর যা তোমরা (ভেবে)দেখেছ কি তোমরা সত্যতা স্বীকার 
তাহলে মি 


ভি 22575 MANE 
DUS CPL ৪ ০১১০০ ০৯ Al Bs 
সৃষ্টিকারী তু 


*৮ তা ১৬০29 ঠা চা ক A রণ রি 372 ERS 
Ou ৬স্০ ১2. ৬৯) ১ 


অক্ষম হব আমরা না এবং মৃত্যু তোমাদের 


৫২. তোমরা যক্ধুম বৃক্ষের খাদ্য অবশ্যই খাবে । 

৫৩. তা দিয়েই তোমরা পেট ভর্তি করবে, 

৫৪-৫৫. আর উপর হতে টগ্বগ্‌ করা ফুটন্ত পানি পিপাসা কাতর উদ্টের ন্যায় পান করবে। 

৫৬. এটাই হবে (সেই বামবাহুর লোকদের) আতিথ্যের জন্যে নির্দিষ্ট সামগ্রী, প্রতিফল দানের দিনে। 
৫৭. আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে তোমরা এর সত্যতা স্বীকার করবে না কেনঃ? 

৫৮. তোমরা কি কখনও চিন্তা-বিবেচনা করে দেখছ, তোমরা এই যে শুক্র নিক্ষেপ কর, 

৫৯. তা হতে তোমরা সন্তান সৃষ্টি কর, না উহার সৃষ্টিকর্তা আমরা? 

৬০. আমরাই তোমাদের মাঝে মৃত্যুকে বন্টন ও নির্ধারণ করেছি; আর আমরা কিছুমাত্র অক্ষম নই । 


সপ 


৩৩৩৩ 


CS 


এ অথাৎ এ কথার সত্যতা স্বীকার যে, আমিই তোমাদের প্রতিপালক প্রভু ও উপাস্য এবং আমি ভোমাদের হিয়ার সৃষ্টি করতে 


(০০০০০ ৩৩৩৩৩ 


ভি 


EERE RRR RRR TREAT EEA SS LS 


শা 


সূরা আল-ওয়াকি“আ.৫৬ ১৬৬ _. পারা২৭ 


[হুল সু 


একাকি ৫৫৮৫ 
শর? NE 


A ১ ' 1725 42৫ £ ৩১ বে পা 134 2%, 
৮৩ 3১ EEN 2 ১৩ ০৯৮৯ 
না কেন তবে প্রথম বার সৃষ্টিকে তোমরাজেনেছে নিশ্চয় এবং তোমরা জাল 


482 5555 2:22 AA ৫ 
29৮১০ ০12 ০৮/০ ও (৫৮০৯১) © ৩১১৩৯ 


তা উৎপাদন তোমরাকি তোমারা বীজবপণকর যা তোমরা তবে কি তোমরা শিক্ষা গ্রহণকর 


59৩০৩০5254৫ 


কর (ভেবে) দেখেছ । রি i 

৩ এ TSS ৩৫৬৬৩ এ 
দা পশুর পপ কী দি শশা 
OS YS SOLAS 9 58০ এত 
: আমরা বরং দভস্বস্থ হয়েছি অবশ্যই ৯৭ বিশ্বয় বোধকরতে ১১ } 


b পা 28/2 পা 3323293323 


০৫4 ৩ Hf কা ও ৩৮১৯৯ 


2৩০ 


পানি তোমরাতবে কি 
(সম্পর্কে) (ভেবে) দেখেছ 


পা ১০25 ৪ ১৩ 5৫ 222 / 232533720 2£24/ 


রবে | 551 র্ তত a) 
ও ৩৪ এ ৫ গলা তু উল লিগ 


গে 


০৫০০০৩০৩০২৯ ১০৩৩৩০০০০০০ 


Ca 


Y 

৬১. এ কাজ হতে যে, তোমাদের আকৃতি পরিবর্তন করে দেব এবং এমন এক আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি 
y করব, যা তোমরা জাননা । 

| ৬২. নিজেদের প্রথম সৃষ্টি লাভকে তো তোমরা জান, তা হলে তোমরা কেন শিক্ষা লাভ করবে না? 


/} ৬৩. তোমরা কি কখনও চিত্তা-বিবেচনা করে দেখেছ, তোমরা এই যে বীজ বপণ কর, 
UY ৬৪. তা'হতে তোমরা ফসল উৎপাদন কর, কিম্বা তার উৎপাদনকারী আমরা? 

Y ৬৫. আমরা চাইলে এই ফসলকে ভূষি বানিয়ে ফেলতে পারি । আর তোমরা শুধু কথা বানাতে থাকবে, 
(| ৬৬. বলবে যে, আমাদের উপর তো দন্ড পড়েছে; 


tC 
9 ৬৭. বরং আমাদের ভাগ্যই বিড়ম্বিত হয়ে গেছে। 


ARALIACEAE EARNERS 


5৩ 


টে 


Y 

) 

৬৯. তা মেঘমালা থেকে তোমরা বর্ষণ ফরিয়েছ, কিম্বা তার বর্ষণকারী আমরা? 
০০ দস ত সা ত 


VY 
$] ৬৮. তোমরা কখনও চক্ষু খুলে তাকিয়ে দেখেছ কি, এই যে পানি, যা তোমরা পান কর? 


সূরা আল-ওয়াকি 'আ.৫৬ ১৬৮ ্‌ পারা২৭ 


2৮472 


৬:৯ 


১০১১৯১১৯৯১১ 


A 
A 


A 
yj 
g 
| 
| 
A 


) 


902৬৫ Hf 


মিথ্যা মনেকরছ (এভাবে) যে তোমাদের অংশ 
তোমরা (এই নেয়ামতে) 


৭৬. তোমরা যদি বুঝতে পার ,তা হলে এটা একটি অতি বড় শপথ । 

৭৭. বস্তুতঃ এটা এক অতীব উচ্চ মর্যাদার কুরআন৮, 

৭৮. এক সুরক্ষিত গ্রন্থে দৃঢ় লিপিবদ্ধ, 

৭৯. যা “পবিত্রতম' ছাড়া আর কেউ স্পর্শ করতে পারে না৯। 

৮০ এটা রব্বুল আ'লামীনের নাযিল করা । 

৮১. তা সত্তেও কি তোমরা উহার প্রতি উপেক্ষার আচরণ গ্রহণ করবে? 

৮২. আর এই নিয়ামতে তোমরা নিজেদের এই অংশ নির্দিষ্ট করে রেখেছ যে, তাকে তোমরা মিথ্যা মনে করছ, 
অবিশ্বাস করছ? 


nn Sema nas Wea Wee mn Soa linn mn Nam Wan mn Wd a 


A=: 


fm ff, 


৮। নক্ষত্র ও গ্রহদের ‘মওআকে'র অর্থঃ তাদের অবস্থান-স্থল; তাদের অবস্থান-পর্যায় এবং তাদের কক্ষপথগুলি । এবং কুরআনের 
উচ্চমর্যাদা-বিশিষ্ট গ্রন্থ হওয়া সম্পর্কে এ শপথ করার অর্থঃ উর্ধ্ব জগতে জ্যোতিষ্কমন্ডলীর শৃঙ্খলা-ব্যবস্থা যেরূপ দৃঢ় ও অটল সেরূপ 
অটল ও দৃঢ় এই বাণীও! যে খোপা এই শৃঙ্খলা-ব্যবস্থা সৃষ্টি করেছেন তিনি এই বাণীও অবতীর্ণ করেছেন। 

৯। অর্থাৎ বাণী পবিত্রাত্খা ফেরেশতাদের মাধ্যমে অবতীর্ণ হয়েছে। এর মধ্যে শয়তানদের কোন অধিকার নেই । 


২৫৫৩ ৩৩৩৩৩০০০০৯০ 


কু কু হুহুহহু সুপ ুুন 


হরে 


৩০ 


৫৩৫৩4455555, 


Ls 


5০54 


সূরা আল-শয়াকি 'আ.৫৬ ১৬৯ পারা২৭ 


[চি 
A ? 
ন্‌ + ৫5 22411৮৮৮১৪2 ০4৫4 ৫8 শার্ট অর্ণব 
নী ১৪০ 2১ 26 2 ১৩19৮ ৮ | 
A সে সময় তোমরা এবং কণ্ঠনালীতে বে যখন নয় কেনপরত ৃ 
নারির 4 ৬ ঠঠি ৫১৮22 
A JOS es এ) ওঠা OF 5৩ 3555 | 
না কস আমরা এবং তাকিয়ে থাকবে 


তোমাদের চেয়ে তার অধিকতর 
নিকটে 


৯১৯১৩ 
৮ 


TU 25 2 8 পতি পরও 224 5 সপ 247 পর্ণ 2০ 2% ? 
০১৪ ৫৬: B02 AS ৩ ৯) ৮৩ ১ (১৯১৪০ নি 
oooh 
তা তোমরা ফিরাও অধিনপ্ত (এমন যে) তোমরা হয়ে “যদি না কেন অতঃপর তোমরা দেখত 


৪774 / ্ত (0৫ 2 ০ 25 22,34 ৩ 
৪৩১০৫) ৩৪ 5৬ ৩ 55 (5 ৮৬৫ শা 
যদি আর সত্যবাদী তোমরা হও 


শু 


পরত 177747%2 
8 ০৬৪০ 2 লি, 
এবং উত্তম রিযুক ০০ 


2D 


৩০৩ 


৮৩-৮৭. এখন তোমরা যদি কারও অধীন হয়ে না থাক, এবং এ মতে তোমরা যদি সত্যবাদী হও, তা'হলে মুমূর্যু 
ব্যক্তির প্রাণ যখন গলদেশ পর্যন্ত পৌঁছে যায়, আর তোমরা নিজেদের চোখে দেখতে থাক যে, সে মরছে, তখন 
তার নিষ্রমণকারী প্রাণকে তোমরা ফেরৎ নিয়ে আসনা কেন? তখন তোমাদের তুলনায় আমরা অধিক নিকটবর্তী 
হয়ে থাকি; কিন্তু তোমরা তা দেখতে পাও না। 

৮৮. অনন্তর সেই মুমূর্য ব্যক্তি যদি নৈকট্য-প্রাপ্ত লোকদের কেউ হয়ে থাকে, 

৮৯. তা"হলে তার জন্যে শান্তি-আরাম; উত্তম রেযৃক ও নেয়ামতে পরিপূর্ণ জান্নাত রয়েছে । 

৯০. আর সে যদি ডান হাতধারীদের মধ্যে হতে হয়ে থাকে, | 

৯১. তা'হলে তার সম্বর্ধনা এ'ভাবে হয় যে, তোমার প্রতি সালাম, তুমি ডানহাতধারীদের মধ্যে গণ্য । 


গু হু তু ৩ 


৬৩445525252 


৫ 


We 


সূরা আল-ওয়াকি'আ.৫৬ ১৭০ পারা২৭ 

(০০০০০০০০০০০ মি 

|) w Ar: 

মু 5৫) ৫৮৩ 0166 ৫ 

নী ও ৩ ৩১৩৩ 52 5৬ ৬১ 

A পথডষ্টদের মিথ্যারোপকারীদে॥ অন্তর্ভুক্ত সে হয়. - 

fl 

A পনি 81৫ 2. / 21216 I এ 

(1৩১ ৩১৩ (2৪ 2৩৮০৮ ১৩ তি 

এটা নিশ্চয় জাহান্নামের দহণ-হবে ও 

Et 2 “2 (iw > 2৬ পর্ণ Et 2 2 
® ০ Ld ক 

6 9১৯ ৩১০ চিত Rds 
(যিনি) তোমার রবের নামের সুতরাং ধ্ৰুব 
মহান কর 


DD 


৯২. আর সে যদি অবিশ্বাসী-পথভ্রষ্ট লোকদের মধ্যে হতে হয়, 

৯৩. তাহলে তার আতিথ্যের জন্যে উত্তপ্ত পানি রয়েছে, 

৯৪.-এবং জাহান্নামে ঠেলে দেয়া অবধারিত । 

৯৫. এই সব কিছুই চুড়ান্তভাবে সত্য ৷ রর 

৯৬. অতএব হে নবী! তোমার মহান-বিরাট খোদার নামে তসবীহ করতে থাক১০। 


ৃ 
! 
A 
fi 


2৩275555০2০ 


১০ । এই নির্দেশ অনুযায়ী নবীকরীম (সঃ) রুকুতে “সুবহানা রবিবআল আযীম” -বলার নির্দেশ দিয়েছেন। 


তত 


০০৩০৩৩০৩ 


RRR 


হি 
সি 


৫৫4৫৩: 


সূরা আল-হাদীদ 


নামকরণঃ ২৫নম্বর আয়াতের বাক্যাংশ ১১১-০ );;1 9 হতে এ সূরার নাম গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কালঃ এ সর্বসম্মতিক্রমে মদীনী সূরা। এর বিষয়বস্তু স্পর্কে চিন্তা-বিবেচনা 
করলে মনে হয়, এই সূরাটি সম্ভবতঃ ওহুদ যুদ্ধ ও হুদায়বিয়ার সন্ধি হওয়ার মধ্যবর্তী কোন এক সময়ে নাযিল 
হয়েছিল । ঠিক এ সময়ই মদীনা কেন্ত্রীক ইসলামী রাষ্ট্রটিকে সর্বদিক দিয়ে কাফেররা তাদের পরিবেষ্টনীর মধ্যে 
আয়ত্ত করে নিয়েছিল। আর অত্যন্ত সহায়-সম্বলহীন অবস্থার মধ্যে মুষ্টিমেয় ঈমানদার লোকদের জামাআত সমগ্র 
আরব শক্তির মুকাবিলা করছিল । এ সময় ইসলামের জন্য তার অনুসারীদের নিকট হতে কেবল প্রাণের কুরবানীই 
জরুরী ছিলনা, উদার হাতে আর্থিক দানেরও প্রয়োজন ছিল অত্যন্ত বেশী । বর্তমান সূরাতে এ আর্থিক দানের 
জন্যেই অত্যন্ত হৃদয়গ্রাহীভাবে আবেদন রাখা হয়েছে। ১০নম্বর আয়াতে এ ধারণাটিকে অধিকতর বলিষ্ঠ করে 
তোলা হয়েছে। এ আয়াতে আল্লাহতা'আলা ঈমানদার লোকদের সমাজকে সম্বোধন করে বলেছেন যে, মন্ধা 
বিজয়ের পর যারা নিজেদের ধন-মাল ব্যয় করবে ও খোদার পথে যুদ্ধ করবে, তারা সেই লোকদের সমান ও 
সমমর্ধদা সম্পন্ন কখনই হতে পারেনা- যারা মক্কা বিজয়ের পূর্বে জান ও মালের কুরবানী দিয়েছে। হযরত আনাস 
(রাঃ) বর্ণিত একটি হাদীস হতেও এরই সমর্থন পাওয়া যায়। ইবনে মারদুইয়া হাদীসটি উদ্ধৃত করেছেন। তিনি 


রা 


5 A AJIT 52772 নিপা পানে Ar উপ শা 
করনের আমাতঃ-91135/5145825 01944০38556 


) 
DDT DOD TD TD 


১০2১৯৯৯৯৯৮১৯০৮৯০৯ 


ETT 


১৮৯১ 


ENS 


252 


২০৯৩২ 


পি 


সম্পর্কে বলেছেন যে, কুরআন নাযিল হওয়ার সুচনা হতে ১৭ বছর পর ঈমানদার লোকদেরকে কীপিয়ে তুলবার 
জন্যে এ আয়াতটি নাযিল হয়েছে । এ হিসাবে আলোচ্য সূরাটির নাযিল হওয়ার সময়-কাল ৪র্থ ও ৫ম হিজরীর 
মধ্যবর্তী বলে নির্ধারিত হয়। 


বিষয়বস্তু ও মূল বক্তব্যঃ এ সূরার আলোচ্য বিষয় আল্লাহর পথে অর্থ ব্যয়ের উপদেশ দান। 
ইসলামী ইতিহাসের এ.সংকটকালে যখন আরবের জাহেলিয়াতের সংগে ইসলামের চুড়ান্ত ফয়সালাদানকারী যুদ্ধ 
হচ্ছিল,তখন এ সূরাটি আল্লাহতাআলা নাযিল করেছিলেন। নাযিল করেছিলেন মুসলমান জনগণকে বিশেষভাবে 
আল্লাহর পথে আর্থিক কুরবানী দানে উদ্ধুদ্ধ করার উদ্দেশ্যে । সে সংগে এ কথাটিও তাদের মনে দৃঢ়মূল করে দেয়া 
উদ্দেশ্যে ছিল যে, কেবলমাত্র মৌখিক স্বীকৃতি ও কতিপয় বাহ্যিক আমলের নাম ঈমান নহে। আল্লাহ এবং তার 
দ্বীনের ব্যাপারে অকপট, অকৃত্রিম ও একনিষ্ঠ হওয়াই হ'ল ঈমানের মৌল ভাবধারা ও প্রকৃত মহাসত্য । যে লোক 
এ প্রাণ-উদ্দীপক মূল ভাবধারার সাথে পরিচিত নয়, যাদের দিল এ ভাবধারা শূন্য এবং যারা খোদা ও তার দ্বীনের 
মুকাবিলায় নিজেদের জান-মাল ও স্বার্থটাকেই অধিক প্রিয় ও অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করে, তার ঈমানের 
স্বীকৃতি ও অংগীকার নিতান্তই অস্তঃসার শূন্য । আল্লাহর নিকট এ ঈমানের এক বিন্দু মূল্য নেই। 

এ উদ্দেশ্যে সর্ব প্রথম আল্লাহতা'আলার গুণাবলী বর্ণনা করা হয়েছে। যাতে এ কোন মহান সত্তার নিকট হতে 
তাদেরকে সম্বোধন করে কথা বলা হচ্ছে সে বিষয়ে শ্রোতৃবৃন্দ সুস্পষ্ট অনুভূতি লাভ করাতে পারে । অতঃপর 
নিম্নোক্ত বিষয়াবলী পর পর বলা হয়েছেঃ 

-ঈমানের অনিবার্য দাবী এই যে, কেউ খোদার পথে অর্থ ব্যয় করা হতে বিরত থাকতে পারে না। একাজ হতে 
বিরত থাকা শুধু ঈমানেরই পরিপন্থী নয়, প্রকৃত ব্যাপারের দৃষ্টিতেও অত্যন্ত ভুল । কেননা ধন-মাল আসলে 
খোদারই সম্পদ, খোদারই মালিকানা । তার উপর তোমাকে খলীফা- প্রতিনিধি হিসেবেই হস্তক্ষেপ করার, ব্যয়- 


২৩৩4৩০55৯১৮ ছু 


DT DOT DDL CECE 


CNA 72) 


৩৩৩ 


উস 


J 
( 


সূরা আল-হাদীদ.৫৭ ১৭২ শাপা২৭ 


heer SST 
| 


7 


Al 


f 
NN 


AY 


বি 


১৯ 


ATT DT DOD TT HACC LOD TD 


PS 


নি 


ব্যবহার করার অধিকার দেয়া হয়েছে । আগে এসব মাল-সম্পদ অন্য এক জনের দখলে ছিল, আজ তোমার দখলে 

এসেছে। পরে অন্য এক জনের দখলে চলে যাবে । শেষ পর্যন্ত তা খোদার নিকটই থেকে যাবে। বস্তুতঃ তিনিই 
সব কিছুরই উত্তরাধিকারী । তবে এ মাল-সম্পদের কোন অংশ যদি তোমার কাজে আসতে পারে তবে তা তাই, যা 
তুমি তোমার মালিকানা আমলে খোদার পথে ব্যয় করেছ, খোদার কাজে লাগিয়েছ। 

-খোদার পথে জান-মালের কুরবানী দেয়া যদিও সর্বাবস্থায়ই বিশেষ প্রশংসনীয় কাজ, কিন্তু অবস্থা ও ক্ষেত্রের 
নাজুকতার দৃষ্টিতে এ সব আর্থিক ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ণ হয়ে থাকে । একটা সময় এমন আসে যখন কুফরী 
শক্তি অত্যন্ত প্রবল হয়ে থাকে । তখন প্রতি মূহুর্তে ইসলাম কুফরীর মুকাবিলায় পরাজিত হয়ে না পড়ে- এ ভয় ও 
আতংক থাকে৷ এমন একটা ক্ষেত্র বা সময়ও আসে যখন কুফর ও ইসলামের দ্বন্দ ও সংগ্রামে ইসলামী শক্তির 
পাল্লা ভারী হয়ে পড়বে এবং ছ্বীন-ইসলামের শত্রুদের মুকাবিলায় ঈমানদার লোকেরা বির্জয় ও আধিপত্য লাভ 
করবে । গুরুত্বের দিক দিয়ে এ উভয় অবস্থা কোনক্রমেই এক সমান ও অভিন্ন নয়। ফলে অবস্থার দৃষ্টিতে আর্থিক 
কুরবানীর নব মূল্যায়ণ হয় এবং বিভিন্ন অবস্থায় তার মূল্য ও গুরুত্ব ভিন্ন ভিন্ন হয়ে থাকে । ইসলামের দুর্বল: 
অবস্থায় যারা তাকে শক্তিশালী, বিজয়ী ও প্রতিষ্ঠিত করবার উদ্দেশ্যে আত্মদান করবে এবং অর্থ ব্যয় করবে, 
তাদের যে মর্যাদা তা ও পরবর্তী বিজয় যুগের এ ধরনের ত্যাগীদের মর্যাদা এক হতে পারে না। 

-সত্যের পথে- অন্যকথায় দ্বীন ইসলামের জন্য যে অর্থ-সম্পদই ব্যয় করা হবে, তা আল্লাহর দায়িত্বে ঝণদান 
সমতুল্য হবে । আর আল্লাহ তার কয়েকগুণ বেশী বৃদ্ধ করে ফেরত দেবেন তাই নয়, বরং নিজের পক্ষ হতে 
' অতিরিক্ত সওয়াবও সে সংগে দান করবেন। 

-পরকালে ‘নূর' লাভ করবে সেই সব ঈমানদার লোকেরা যারা আল্লাহর পথে নিজেদের ধন-মাল ব্যয় করেছে। 
. আর যে সব মুনাফিক দুনিয়ায় কেবল নিজেদের স্বার্থটাই বড় করে দেখেছে এবং দুনিয়ায় সত্য দ্বীন বিজয়ী হ'ল,না 
বাতিল আদর্শ বিজয়ী হ'ল এ বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ ও নিক্কিয় গাফিল হয়ে থাকলো- সে ব্যাপারে যারা কোন 
পরোয়াই করলো না, তারা এ দুনিয়ায় মুমিনদের সাথে মিলে-মিশে থাকলেও পরকালে তাদেরকে মুমিনদের হতে 
বিচ্ছিন্ন করে সম্পূর্ণ স্বতন্ত্র করে দেবেন। তারা ‘নূর' হতে বঞ্চিত থাকবে এবং কাফেরদের সাথেই তাদের হাশর 
সংঘটিত হবে। 

-মুসলমানদের সেই আহলি-কিতাবের মত হওয়া কখনও উচিত নয়, যাদের সমস্ত জীবন কেবলমাত্র দুনিয়া- 
পূজায়ই অতিবাহিত ছয়ে গিয়েছে এবং দীর্ঘ কালের গাফিলতির কারণে যাদের দিল পাথরের মত কঠিন ও নির্মম : 
হয়ে গিয়েছে। যাদের দিল খোদার ঘিক্র-এ বিগলিত হয় না এবং তার নাযিল করা মহাসত্যের সম্মুখে যাদের দিল 
বিনীত ও অবনমিত হয় না, তারা কি রকমের মু'মিন? তারা মু'মিন পদবাচ্য হতে পারে কিভাবে? 

-আল্লাহর নিকট 'সিদ্দীক'ও “শহীদ'কেবলমাত্র সেই সব ঈমানদার লোক, যারা কোনরূপ প্রদর্শনী ভাবধারা 
ব্যতিরেকেই হৃদয়-মনের ধঁক্ষান্তিক নিষ্ঠা-আন্তরিকতা ও সত্যতার সাথে নিজেদের ধন-মাল আল্লাহর পথে ব্যয় 
করে। ্‌ 

-দুনিয়ার জীবন মাত্র কয়েক দিনের চাকচিক্য ও প্রতারণার সম্পদ মাত্র । এখানকার খেল-তামাসা, এখানকার 
স্কর্তি-আনন্দ-আকর্ষণ এখানকার জীক-জমক ও সাজ-সজ্জা, এখানকার বড়ত্ব-শ্রেষ্ঠত্ব নিয়ে গৌরব-অহংকার এবং 
এখানকার ধন-দৌলত- যা নিয়ে লোকেরা পারস্পরিক প্রচন্ড প্রতিযোগিতায় নিমজ্জিত হয়ে থাকে- সব কিছুই 
অস্থায়ী, ক্ষণ-তংগুর ও অ-শাশ্বত ও তা যেন এমন একটা ক্ষেত-ফসল যা প্রথমে হয় সবুজ-শ্যামল, পরে পীতবর্ণ 
ধারণ করে এবং শেষ পর্যন্ত ভুষিতে পরিণত হয়। চিরস্থায়ী শাশ্বত জীবন আসলে কেবলমাত্র পরকালীন জীবন । 
পরকালের এ জীবনেই সব কাজের বড় বড় ফলাফল প্রকাশিত হবে। তোমরা পরস্পরের সাথে যে সব 
প্রতিযোগিতা ও প্রতিুন্দিতায় লিপ্ত হও, এক জন অন্য সকলকে পিছনে ফেলে সকলের আগে চলে যেতে চেষ্টিত 


hl 
হক 


১১৮৯৯) 


পি 


১১ 


১৮৯) 


১52 


DDD 


১৯ 


১৯৯১ 


ARREST 


CASAC LS 


Set rt Hee RRL ETDS STN 
9295 


সূরা আল-হাদীদ.৫৭ ১৭৩ পারা২৭ 


(6০-2১-০০১১ 


? 


A হও, তা সবই হওয়া উচিত কেবল মাত্র জান্নাতে যাওয়ার জন্যে; জান্নাত প্রাপ্তির জন্যে যে প্রতিযোগিতা, তাই 
১] যথার্থ, তাইই কাম্য। 

-দুনিয়ায় সুখ-শান্তি ও বিপদ-যুসীবত যাই আসুক-না কেন, তা আল্লাহতা*আলার পূর্ব হতে লিখিত ফয়সালা 
অনুযায়ীই এসে থাকে । এ উভয় ক্ষেত্রে ঈমানদার লোকের একটা বিশিষ্ট ভূমিকা হওয়া বাঞ্ছনীয় । আর ভা এই যে, 


বিপদ আসলে কোন ক্রমেই সাহস হারাবে না । আর সুখ-শান্তি আসলে গৌরবে মেতে যাবে না৷ আল্লাহতা'আলা 
নিয়ামত দিলে আত্মগতভাবে গৌরব বোধে ফুলে যাওয়া, আত্ম-অহংকার প্রকাশ করা এবং সেই খোদার কাজে অর্থ 
ব্যয় করার ব্যাপারে নিজে অতীব সংকীর্ণমনা হওয়ার পরিচয় দেয়া এবং অন্যদেরকে এ ব্যাপারে কার্পণ্য দেখাবার 
পরামর্শ দেয়া নিঃসন্দেহে ও সুস্পষ্টবূপে মুনাফেকী আচরণ মাত্র । 

-আল্লাহতা*আলা তার রসূলকে সুস্পষ্ট-প্রকট নিদর্শনসমূহ এবং কিতাব ও সুবিচারের ভারসাম্যপূর্ণ মানদন্ড 
সহকারে পাঠিয়েছেন। উদ্দেশ্য এই যে, মানুষ যেন ইনসাফের উপর সুপ্রতিষ্ঠিত হতে পারে, সে সংগে তিনি 
লৌহও নাযিল করেছেন। এর উদ্দেশ্য সত্যদ্বীনকে সুপ্রতিষ্ঠিত করা ও বাতিল মতাদর্শ ও রীতি-রেওয়াযকে 
পরাজিত করার জন্য এ শক্তি পূর্ণ মাত্রায় ব্যবহার করা। এরও মূলে চরম লক্ষ্য হ'ল, মানব সমাজে কোন্‌ সব 
লোক আল্লাহতা'আলার দ্বীনের সাহায্য ও সহযোগিতা করার জন্য প্রাণপাত করতে প্রস্তুত, এ সবের মাধ্যমে 
আল্লাহতা*আলা তাই দেখতে চান। এসব সুযোগ ও ক্ষেত্র আল্লাহতা'আলা সৃষ্টি করেছেন তোমাদের নিজেদেরই 
উন্নতি, অগ্রগতি ও প্রাধান্য লাভের উদ্দেশ্য । অন্যথায় আল্লাহতা'আলা তার কাজের জন্য কারও প্রতি এক বিন্দু 
মুখাপেক্ষী নন। 

-আল্লাহতা'আলার নিকট হতে প্রথমে নবী-রমূল আসতে থাকেন। তাদের দেয়া দা'ওআতের ফলে বেশ কিছু 
লোক সত্যপথ গ্রহণ করে । তবে অধিকাংশই ফাসেক হয়ে থাকে । অতঃপর এক সময় হযরত ঈসা (আঃ) এলেন। 
তার দেয়া শিক্ষার ফলে লোকদের মধ্যে বহু অতীব উত্তম চারিত্রিক বৈশিষ্ট্য জেগে উঠলো । কিন্তু উত্তরকালে তার 
উম্মতের লোকেরা রাহবানিয়াতের বেদ“আত অবলম্বন করলো। এর পর শেষবারের জন্যে আল্লাহতা আলা বিশ্বনবী 
হযরত মুহাম্মদ (সঃ)-কে পাঠালেন। তার প্রতি যারা ঈমান আনবে ও খোদাকে ভয় করে আদর্শ জীবন-যাপন 
করবে, আল্লাহতা'আলা তাদেরকে স্বীয় রহমতের দ্বিগুণ অংশ দান করবেন এবং তাদেরকে তিনি সেই নূর দান 

RL করবেন, যার দরুন দুনিয়ার জীবনে তারা প্রতি পদে- পথের প্রতি বাঁকে-বাকে ও চড়াই-উৎরাইয়ে বাকা-ভ্রান্ত 
২ পথসমূহের মধ্য হতে সরল-সোজা-ঝজু-সঠিক পথ সুস্পষ্টব্ূপে দেখতে-চিনতে ও তাতে চলতে সক্ষম হয়। 
আহলি-কিতাবগণ নিজেদেরকে আল্লাহর অনুগ্রহের যতই এক চেটিয়া 'ঠিকাদার' মনে করুক না কেন, আল্লাহর 
অনুগ্রহ তো তার নিজেরই হাতে নিবদ্ধা। তিনি যাকে ইচ্ছা স্বীয় অনুগ্রহ দানে ধন্য করবেন, এ-ব্যাপারে 
গততাবে আলোচিত হয়েছে, এখানে তারই 


ESE STN STL STALE LSS OS 


৫০52525252১ 


১০০ ইউ 


3০০৩০০০০৩০০ 


(| 
৩ 


সুরা আল-হাদীদ.৫৭ এ ৪1018 


5২5৩ ১৩০০২০০০১০১ 
ESC SCC Ce Tenn ১১০১৯ 


১ 
i 
১৮] 


A) 


Pap 
ত 


2৫৫ 2 


Loa 


255 


চে 2 রঃ 
৩১৮৮ 0৯০১ 


এ: গা 


591৯2) 


অতীবমেহেরবান: অশেষ দয়াবান আল্লাহর ' নামে (শুর 


A রা রর 11 4৫ = A 
LAB SN ৩৯৮ 3 ৩৪৭ 
পরাক্রমশালী তিনি এবং পৃথিবীতে ও 'নভোমন্ডলের ৯০ বা আল্লাহরই 


তু সুবহে 


ত 


(তিনিই) 
প্রকাশমান 


2 


২০5৬৩৩৩৩৬৩5 


হু 


১. আল্লাহর তসবীহ করেছে, এমন প্রত্যেকটি জিনিষই যা পৃথিবী ও আকাশ লোকে রয়েছে। আর তিনিই 
মহাপরাক্রমশালী, সুবিজ্ঞ । 


২. পৃথিবী ও আকাশমন্ডলের রাজত্ব-সার্বভৌমত্বের নিরংকুশ মালিক একমাত্র তিনিই। জীবন দান করেন ও মৃত্যু 


পারত তহতত 


দান করেন তিনিই এবং সবকিছুর উপর তিনি শক্তিমান। র্‌ 
| ৩. তিনিই প্ৰথম, তিনিই শেষ। তিনি প্কাশমানও তিনি ৩৩১ এবং তিনি প্রত্যেকটি বিষয়ে অবহিত । ্ 
£ 
১ অর্থাৎ যখন কিছুই ছিল না। তখন তিনি ছিলেন এবং ধখন কিছু থাকবে না তখনও তিনি থাকবেন তিনি সব প্রকাশ্য থেকেও অধিক 
) প্রকাশ্য, কেননা দুনিয়াতে যা কিছু প্রকাশ পাচ্ছে তা তারই গুণ, তারই কাজ এবং তাঁরই আলোর প্রকাশ । এবং তিনি প্রতিটি গুপ্ত জিনিস Y 
রা থেকেও অধিক গুপ্ত, কেননা অনুভূতি দ্বারা তার সত্তা অনুভর করা তো দূরের কথা, জ্ঞান-বুদ্ধি, চিন্তা-কল্পনাও তার স্বরূপ ও প্রকৃত তত্ত্বের র্‌ 
নাগাল পায়না । ৫ 
L 


HS 


০০৯০১৩৩৩০৮৯ 


সূরা আল-হাদীদ.৫৭ ১৭৫ 


শশা OS 


রি ॥ 
১ 


বহুত 


? জানেন হন 
চি ৮.৫ ৫৪ ৮21৮ 2 a2 
0১৩ 3 (5৯ ৩ 2 ৩৮ ও mh 
IS অবতীর্ণহয় যাকিছু 'এবং  তাথেকে বের হয় যা এবং মাটির মধ্যে প্রবেশকরে A 
১) | f 
AAA rd ৫৯৮৫ ৫5৮ F923 CA A / A 
(2৫209 22 2 ১৩৪১ 72 ৩5 5 ৷ ৫৫ 
যেখানেই তোমাদের তিনি এবং তার মধ্য উধিতহয় .যাকিছু ও আকাশ হতে (২ 
সাথে (আছেন) হতে B 
DIA ভা নিতে আর 22 
৬৫ ০ ৩৮ OAS ৩০ 201 2 ১৪ 
রাজত্ব তারই খুবদেখেন তোমরা কাজ  বুঁসম্বন্ধে আল্লাহ এবং তোমরা থাক 
(সার্বভৌমত্ব) জন্যে করছ যা 
82252 ৪ 242 রি A 
0 TE 
(সমস্ত) প্রত্যাবর্তিত আল্লাহরই দিকে এবং পৃথিবীর ও নভোমন্ডলের 


টি 


৩৩০১৩ DoDD Te TDS 


৪. তিনি আকাশমভল ও পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর সমাসীন তুলেন । যা কিছু 
মাটিতে প্রবিষ্ট হয়, যা কিছু তা হতে নি্কৃত হয়, আর যা কিছু আকাশমন্ডল হতে অবতীর্ণ হয়, ও যা কিছু তাতে: SY 
উত্থিত হয় তা সবই তার জান আছে। তিনি তোমাদের সঙ্গে ব্রয়েছেন; যেখানেই তোমরা থাক, যে কাজই 
তোমরা কর তা তিনি দেখতেছেন। w 
gl 


৫. তিনি পৃথিবী ও আকাশমন্ডলের রাজতু-সার্বভৌমত্বের একমাত্র অধিকারী । সমস্ত ব্যাপার সিদ্ধান্তের ও 
মীমাংসার জন্যে তারই দিকে প্রত্যাবর্তিত হয়! 


২। অন্যকথায় তিনি মাত্র সমগ্রের জ্ঞান রাখেন না। ক্ষুদ্র ক্ষুদ্ব অংশ-সমূহেরও জ্ঞান রাখেন। প্রতিটি বীন্ যা ভূমিস্তরের অত্যন্তরে প্রবেশ 
কমে, প্রতিটি পত্র ও অন্কুর যা ভূমি থেকে উদ্ভূত হয়, বৃষ্টির এক এক বিন্দু যা আসমান থেকে পতিত হয়, বাম্পের প্রতিটি পরিমাণ যা 
সমুদ্র জলাশয় থেকে উদ্বিত হয়ে আকাশপানে ধাবিত হয় সবই তাঁর গোচরীভূত । তিনি জানেন কোন বীজ ভূমির কোন স্থানে পতিত 
হয়েছে; তবেই তো তিনি তা দীর্ণ করে তা থেকে অংকুর উদ্দাত করেন এবং তাকে লালন করে বিকাশ ও বৃদ্ধি করেন। তিনি জালেন- 
ৰাম্পের কতটা প্রিমাণ কোথা থেকে উিত হয়েছে এবং কোথায় তা পৌছেছে, তবেই তো তিমি তা সবকে একত্রিত করে মেঘ প্রস্তুত 
করেন এবং ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বিভক্ত করে প্রত্যেক জায়গায় এক হিসাব অনুযায়ী বৃষ্টি বর্ষণ করেন। 
হু হু সু হু 


সুরা আল-হাদীদ.৫৭ "১৭৬ পারা২৭ 
(৩৩৩০ ইহজুহ ইহ হভনী। 


A 


৩৬, 


. A ৮৫ রর 
fi মধ্যে দিনকে ভি ও অর জি নিবি 
2 ॥ 22 2 4৫ তিনি ০ টে 
1১21 ৫) ১১৩০) ৩৩৩, ৮ ৮১ 2 রঃ) 
তোমরাঈমান অন্তর সমূহের অবস্থা সম্বন্ধে বুবজবহিত তিনিই এবং রাতের 
রর ] 
22222 ১৮৫৮৫ র্‌ 7 52 -5 J 
০: ৩ ০ 25 
খলীফা (বা উত্তরাধিকারী) ৬৪৮ তাহতে রি এবং ও আল্লাহরউপর A 
পর 
] 


তত 


৬. তিনিই রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান । আর দিল সমূহের গোপন-প্রচ্ছন্ন তত্বও 
তিনি জালেন। 
৭. ঈমান আন আল্লাহ এবং তার রসূলের উপর* এবং ব্যয়কর সে সব জিনিস হতে যে সবের উপর তিনি 
তোমাদেরকে খলিফা বানিয়েছেন। তোমাদের মধ্যে হতে যে সব লোক ঈমান আনবে এবং সম্পদ ব্যয় করবে, 
তাদের জন্যে বিরাট প্রতিফল রয়েছে। 
৮. তোমাদের কি হয়েছে যে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আন না? অথচ রসূল তোমাদেরকে তোমাদের 
Y খোদার প্রতি ঈমান আনার জন্যে আহ্বান করছে 8 ৷ আর সে তোমাদের নিকট হতে প্রতিশ্রুতি গ্রহণ করেছে€ ৷ 


৩। এখানে ঈমান আনার অর্থ ইসলামের মাত্র মৌখিক স্বীকৃতি নয়, বরং আস্তরিকতাসহ দৃঢ় বিশ্বাস স্থাপন । 
ন্‌ ৪ । এখানেও ঈমান আনার অর্থ খাটি অন্তরে বিশ্বাস স্থাপন করা । 

€। অর্থাৎ আনুগত্যের অংঙ্গীকার । 

৬ 


৬৮২৫৩৫৬৩৩৫৩ ১7-৮১-১১7৯ 


৩৩৬৩5525252 
LK ক 


৩০০ 


টস 


১ 
2 


সূরা আল-হাদীদ.৫৭ ১৭৭ পারা২৭ 
০০০০০০০১০০০ বি 


4 
৫ ৪ 2১ 9 
11৮ ০৪) ৩৫ 5 2 el ds 2 ৩ ৪22 2 রা 
০১ ৬৬০ ৯১০ ৩:৯৮০ঠ০ ৪৩ ৩) 


ন্‌ 


95৫14 25র্তা রতি 2৬ ৫ ১ ৰ 
৩১৪৯ ১৮৮ PS এ) ৩৮ 2১৪৭ 9১ 
দিকে 


কি এবং মেহেরবান করুণাময় অবশ্যই তোমাদের আল্লাহ নিশ্চয় এবং আলোর 


2১520859৩557০5০০৩৩৩৩০৩০০০০০০০১০০০ 


৫2:55 


হু RTL ELROD > 


RL 


যদি তোমরা বাস্তবিকই মেনে নিতে প্রস্তুত হও । 
৯. তিনি তো সেই আল্লাহ-ই যিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট প্রকট আয়াত সমূহ নাযিল করতেছেন, তোমাদেরকে 
পুঞ্জিভূত অন্ধকারের মধ্য হতে বেরকরে আলোর মধ্যে নিয়ে আসার জন্যে । আর সত্যকথা এই যে, 
আল্লাহতা'আলা তোমাদের প্রতি অতীব করুণাময় ও মেহেরবান। 

১০. আর কি কারণ রয়েছে যে, তোমরা আল্লাহর পরে সম্পদ ব্যয় কর না? অথচ পৃথিবী ও আকাশমন্ডলের 
উত্তরাধিকার আল্লাহরই জন্যে”' তোমাদের মধ্যে যার॥ বিজয়ের পরে ব্যয় ও জিহাদ করবে, তারা কখনও সেই 
লোকদের সমান হতে পারে না যারা বিজয়ের পূর্বে ব্যয় ও জিহাদ করেছে। 

৬। এর দুটি অর্থ । প্রথম- এ ধন তোমাদের কাছে চিরদিন থাকার নয়,একদিন তোমাকে অবশ্যই সমস্ত ত্যাগ করে যেতে হবে; এবং 
আল্লাহ এর উত্তরাধিকারী হবেন। দ্বিতীয় অর্থ- আল্লাহর পথে ব্যয় করতে গিয়ে তোমার মনে দারিদ্রের ও অসচ্ছলতার আশঙ্কা হওয়া ঠিক 
নয়, কেননা যে খোদায় জন্য তুমি সম্পদ খরচ করবে তিনি যমীন-আসমানের সমগ্র ধনভান্ডারের মালিক ৷ তিনি আজ তোমাকে যতটা 
দিয়ে রেখেছেন, তোমাকে দেবার জন্যে মাত্র ততটাই তার কাছে ছিল না। বরং তিনি কাল তোমাকে এর থেকে অনেক বেশী দিতে 
পারেন। | 
0৩৩০২০১৯৬০৮ 


এ 


রর 


শশী শীতল 


AL 


na 


১৮ 


১০৯ 


পা তর 


রর 
৬১১ ৯৯ 


3 


£2} 
চে 
৩১০৮৮ 


মু'মিনরা 


জিহাদকারীদের তুলনায় অনেক বেশী ও বিরাট, যদিও আল্লাহতা'আলা উভয়ের নিকটই ভাল প্রতিশ্রুতি 
করেছেনএ। বস্তুতঃ তোমরা যা কিছু কর, আল্লাহ সে স্বব বিষয়ে অবহিত । 

রুকুঃ২ 

১১. এমন কে আছে, যে আল্লাহতা'আলাকে ঝণ দেবে, উত্তম ঝণ?- যেন আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে 
ফিরিয়ে দিতে পারেন । এবং তার জন্যে অতীব উত্তম প্রতিফল রয়েছে” । 

১২. সে দিন যখন তোমরা মু'মিন পুরুষ ও স্ত্রীলোকদেরকে দেখবে যে, 


/ 
h 
f 
রি 
; 
যা 
৬ 
LY 
A 
A 
A 
ৰ 


২ 


৭। কুফর ও ইসলামের দ্বন্দ্বের ফয়সলা ইসলামের অনুকূলে হয়ে যাওয়ার পর (অর্থাৎ ইসলাম বিজয়ী হওয়ার পর) যারা কুরবানি দেয়, 
তারা মর্যাদায় সেই সব ব্যক্তিদের তুল্য হতে পারে না যারা যে সময় ইসলামের উপর কুফর ও কাফেরদের পাল্লা খুব ভারী থাকে এবং 
বাহ্যতঃ ইসলামের বিজয়ের কোন দূরবর্তী সম্ভাবনাও দেখা যায়না, সে সময়ে ইসলামের সহায়তায় জীবনপণ সংগ্রাম করে ও অর্থ বায় 
করে। K 

৮। আল্লাহতা'আলার উদার মর্যাদা-মহিমার এ এক নিদর্শন যে, মানুষ তারই প্রদত্ত ধন তারপথে ব্যয় করলে তিনি নিজের দায়িত্বে তা 
ঝণ বলে গণ্য করেন। তবে শর্ত এই যে, এ ঝণেকে উত্তম ঝণ হতে হবে অর্থাৎ শুদ্ধ সংকল্লে কোন ব্যক্তিগত স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে 
দিতে হবে। এ খণ সম্পর্কে আল্লাহতা'আলা দুটি প্রতিশ্রুতি দিয়েছেন ১. তিনি কয়েক গুণ বৃদ্ধি করে তা ফিরিয়ে দেবেন। ২. তিনি এর 
জন্য তার পক্ষথেকে উৎকৃষ্ট পুরষ্কার দান করবেন। 


SAA CS Ae Ae Se er oe eae Cea aD De SD Dm 


[] 
CASAS Ce CED 


শীত 


১ 


242 ৮6৫8 


একটি তাতে প্রাচীর তাদেরমাঝে অতঃপর আলো 


TUNES পার্টি লও বি চটি < dd 
8৩0165042০৮: ৮৯৪৩ 5 
শান্তি তার সামনের হতে তারবহির্ভাগে এবং 


থাকবে, যাতে তারা চিরকাল থাকবে । এটাই হল বড় সাফল্য । 


থাকবে আযাব । 


হু হুবুহু হেতু সুপ ৯৯৯৮৯৯৯৯৯১০ CLC ACTON T TDD TTT DDN DTT DD 
৮ ঈ 
Ie 
CS 
CC 
LE 
৬৮ ৬ 
{ ৬ 
চি 

চি 
$ 
[J 
৬ 
ঙ্‌ 


be 


৩৩০০০৩৩০৩০০০৩০০০৩৩৩০৩০০৩৩০৩-০৩৯৯ ৯১৯০১১১৯৯১১ 


তাদেরনূর দৌড়াতে 

916 2৪৫ 5 2 হি ? ৬০৮ ৮১৮5 চি ॥ 2 
৯) ডি Uz ৮৮৯৮ = Ax) চি 
ঝর্ণাসমূহ তার পাদদেশে প্রবাহিত হয় এক আজ (বলাহবে)তোমাদের 
জান্নাতের জন্যে সুসংবাদ 


2৮ OE A 52 ১ 5ঞ LAS 


সেদিন বিরাট সাফল্য সেই এটাই তারমধ্যে তারা স্থায়ী 


'তাদের আলো তাদের সামনে সামনে এবং তাদের ডানদিকে দৌড়াতে থাকবে৯। (তাদেরকে বলা হবে যে.) 
‘আজ সুসংবাদ. রয়েছে তোমাদের জন্যে !জান্নাত সমূহ হবে যে-সবের নিম্ন দেশে ঝর্ণা ধারাসমূহ প্রবহমান হয়ে 


১৩. সে দিন মুনাফিক পুরুষ ও স্ত্রীলোকদের অবস্থা এই হবে যে, তারা যু'মিনদেরকে বলবেঃ আমাদের দিকেও 
একটু দেখ, যেন আমরা তোমাদের 'আলো' হতে কিছুটা উপকার লাভ করতে পারি। কিন্তু তাদেরকে বলা হবেঃ 
পিছনে সরে যাও, অন্য কোথাও হতে নিজেদের জন্যে ‘নূর’ সন্ধান করে নাও। অতঃপর তাদের মাঝে একটি 
প্রাচীরের আড়াল দাড় করানো হবে, যাতে একটা দরজা থাকবে । সেই দরজার ভিতরে রহমত থাকবে এবং বাইরে 


৯। এখানে মানুষের মনে একটি প্রশু খটকা সৃষ্টি করতে পারেঃ আগে আগে আলোক ধাবিত হওয়ার কথা তো বোঝা যায়; কিনু 
আলোকের মাত্র ডানদিকে ধাবিত হওয়ার অর্থ-কি? তার বাম দিকে কি অন্ধকার হবে? এর উত্তর হচ্ছে- একটি লোক নিজের ডালহাতে 
আলো নিয়ে চললে আলোকের রশ্মিতে তার রাম দিকও আলোকিত হয়, কিনতু প্রকৃত পক্ষে আলো তার ডান হাতে অবস্থিত। 
১২৫৫৫43৫4০৩ ৩৩০25555555 


হবে 
A 22 22 47924 
০ UJ 
মোনাফেক পুরুষরা বলবে 


(আলোনিয়ে)১ আমরা আমাদের দিকে 

উপকৃতহৰ একটু দেখ 

চিঠি ERE dA 

তোমরা অতঃপর তোমাদের পিছনে 
সন্ধান কর 

Eh CEL 25 দি? ৮ 

> 43 26 


রহমত সেখানে তার ভিতর 


সূরা আল-হাদীদ.৫৭ ১৮০ পারা২৭ 


ar পৃ 24 IPL IG Crs 
৮৩৪ eS (7১১৩ 
তোমাদের সাথে আমরা ছিলাম - ৩ালেরবেডেকে, 
বলবে তারা 
2 225৫ 222 raat 
| ৬৬৯ ৮৯ js 5 
| শর্ট 
ফেলেছিলে 


রর. ভি 6৫ 

চাটা 

ও তোমরা অপেক্ষা এবং 
করেছিলে 


5৮৮ Ee র্‌ ৮৮৫৯৮ ৬০ Le ১৮৮2 +5৫৫ / 
ok 9201 | পি > ১৩১) ৮১৮ 5 
এবং আল্লাহর নির্দেশ আসল যতক্ষণ না  মিথ্যাআকাংখা তোমাদের কে এবং 
মোহাচ্ছন্র করেছিল 
চি পা ১৯ ৮ ৮230৫ ৮2৮৫2 
১৯%, ১ ৪৮ 9১১০ 4১9 
তোমাদের নেওয়াহবে লা আজ অতএব প্রতারক আল্লাহ সর্ম্পকে 
১৮ (শয়তান) ্‌ 


রি ৫ 2 A ED Ld 255 এ ANG 
62 +24 ০০১৩ 515 XM 52 ৯ 5 


তা জাহান্নাম. তোমাদের আবাস  কুফরীকরেছিল যারা 


স্থল 
হা: 7৮ ১৮৮ 5 
২: $ 2 
5 ৩৮০৪ ৬৩ I ox 
ঈমান এনেছে (তাদের) জন্যে নিকটে আসে নাইকি 

যারা (সেসময়) 


১৪. তারা মু'মিন লোকদের ডেকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? মু'মিনরা জবাব দিবে, 
হ্যা; কিন্তু তোমরা নিজেরাই নিজেদেপ্বকে বিপর্যয়ে নিক্ষেপ করেছ। সুযোগ সন্ধানে নিয়োজিত ছিলে, সন্দেহ- 
সংশয়ে ডুবে ছিলে এবং মিথ্যা আশা-আকাংখা তোমাদেরকে প্রতারিত করতেছিল। শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালা 
এসে গেল 1 আর শেষ পর্যন্ত সেই বড় প্রতারক (শয়তান) তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোকা দিতে থাকল। 
১৫. কাজেই আজ না তোমাদের নিকট হতে কোন বিনিময় কবুল করা হবে, আর না সেই লোকদের হতে যারা 
প্রকাশ্যভাবে কুফরী করেছিল । তোমাদের ঠিকানা, চূড়ান্ত আশ্রয়- জাহান্নাম । সেই জাহান্নামই তোমাদের খবরা- 
খবর গ্রহণকারী এবং অতিশয় নিকৃষ্ট পরিণতি । 

১৬. ঈমানদার লোকদের জন্যে১০, এখনো কি সেই সময় আসেনি যে, 


১০. এখানে ঈমান আনয়নকারীর অর্থ- সকল মুসলমান নয়! বরং মুসলামানদের সেই বিশেষ গোষ্ঠী যারা ঈমানকে স্বীকার করে 
রসূলুল্লাহর (সঃ) মান্যকারীদের অন্তর্ভূক্ত হয়ে গিয়েছিল, কিন্তু তা সত্বেও, তাদের অস্তর ইসলামের প্রতি অনুরাগণ্ন্য ছিল। 
৫2 তত তত 


৫22৩৩ 


be 


সূরা আল-হাদীদ.৫৭ ১৮১. পারা২৭ 


(৩৩৩৩ ২১০০০০০১১০০ 
৭৫৫1৮ 
০0 ৬ 


নাযিল যা 


রর ্ নি 3 2 5 ও পা 
2 Al ১৬ ৮425 ৩1 
এবং আল্লাহর স্বরণে 


তাদের অন্তরগুলো 1বগলিত হওয়ার 


দেওয়া (তাদের) মত 
যাদের 


হয়েছে 
ALC? রর ৮৩৯৫৮ RIL ৮ ৬৫5 / 
৬ ৯ CME BH SIT ১৬ 05 
কিতাব তারাহবে সত্য 


না এবং 


22 রে বত 
এও এ এটা প 0৩ এ ৩৪ 
তাদের অন্তর এখন শক্ত বহুকাল তাদের উপর অতিবাহিত অতঃপর ইতিপূর্বে 


তাদের দিল আল্লাহর যিক্র-এ বিগলিত হবে এবং তীর নাযিল করা মহাসত্যের সামনে অবনত হবে এবং তারা 
সেই লোকদের মত হয়ে যাবে না যাদেরকে পূর্বে কিতাৰ দেয়া হয়েছিল, পরে একটা দীর্ঘকাল তাদের উপর দিয়ে 
অতিবাহিত হয়ে গেছে, তাতে তাদের দিল শক্ত হয়ে গেছে , আজ তাদের অনেকেই ফাসেক হয়ে রয়েছে? 

১৭. ভালভাবে জেনে নাও যে, আল্লাহতা আলা ভূ-পৃষ্ঠকে তার মৃত্যুর পর জীবন দান করেন১১। আমরা 
তোমাদেরকে নিদর্শনসমূহ পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি, সম্ভবতঃ তোমরা অনুধাবন করবে। 


১১। যে প্রসংগে এখানে এ কথা এরশাদ হয়েছে তা ভাল করে বুঝে লওয়া দরকার! পবিত্র কুরআনে কয়েক স্থানে নবুয়্যত ও কিতাবের 
অবতরণকে বৃষ্টির কল্যাণের সংগে তুলনা করা হয়েছে। কেননা মানুষের উপর-তার সেইরূপ প্রভাব পতিত হয় যেমন পৃথিবীর উপর বৃষ্টি 
ধারার প্রভাব । যে যমীনের মধ্যে কিছু মাত্রও উর্বরা শক্তি বর্তমান থাকে তা শ্যামলিমায় প্রক্ষুটিত হয়ে ওঠে । অবশ্য বন্ধ্যাভূমি যেরূপ 
অনুর্বর ছিল তেমনই পড়ে থাকে । 


ৃ ৃ ৃ 2 টা 
৫5৩5০৩০০০৫৩ ইহ EEA DNA 


সূরা আল-হাদীদ.৫৭ ১৮২ পারা২৭ 


CARA EEE ০০১০১১০০০০০ 
লে রে ৫5৫2 2 


1 wu £22 % 
১১১০০) ১৩০১ ৬৮৮) ও) 


রি 


DDD TRS 


আজ সা 


১১০১ 


RAMAN / G2 পর্ণো 2৩৫ 
্ 1৮1 ৩৩ 50 ০2১ নী! 
এবং সম্মানজনক প্রতিফল তাদের জন্যে এবং 
রয়েছে 


/ AIL UNS HS AEN 
১ উ ৩৯৪৪৮ Ss) 


সিদ্দিক (সত্যনিষ্ঠ) তারাই এসব লোক তার 


এরপর তি শাহি পিট পিস ০ ১১৯প০৮৮৮১ 


৪ 


১৮. পুরুষ এবং স্ত্রীলোকদের মধ্যে যারা দান খয়রাত করে এবং যারা আল্লাহতা*আলাকে শুভ ঝণ১২ দিয়েছে, 
তাদেরকে নিশ্চয় কয়েকগুণ বৃদ্ধি করে দেয়া হবে । আর তাদের জন্যে সর্বোত্তম প্রতিফল রয়েছে। 
১৯. আর যারা আল্লাহ এবং তার রসূলদের প্রতি ঈমান এনেছে, তারাই তাদের খোদার নিকট “সিদ্দিক'১৩ও 


'শহীদ' ৯$। তাদের জন্যে তাদের প্রতিফল ও তাদের নূর রয়েছে । আর যারা কুফরী করেছে এবং আমাদের 
আয়াত সমূহ মিথ্যা মনে করেছে, তারা জাহান্নামী । 


১২। 'সাদকা' উর্দু ভাষায় তো খুবই খারাব অর্থে ব্যবহার করা হয়। কিন্তু ইসলামের পরিভাষায় সেই দানকে সাদকা বলা হয় যা নির্মল 
অন্তকরণে শুদ্ধ সংকল্লে একমাত্র আল্লাহর সত্তুষ্টির জন্যে দেওয়া হয় এবং যার মধ্যে কোন লোক দেখানো বা কারুর প্রতি উপকারের 
খোটা থাকে না 


১৩। এ 'সিদক' এর superlative degree "সাদক' অর্থ সাচ্চা, সিদ্দীক অত্যন্ত-সাচ্চা ৷ অর্থাৎ এরূপ খাঁটি ন্যায় পরায়ণ মানুষ 
রর 


225 


যার মধ্যে কোনই খোট নেই, যে কখনও সত্য ও ন্যায় থেকে বিচ্যুত হয়নি; যার থেকে এ আশা করা যেতেই পারে না যে সে বিবেকের 
বিরুদ্ধে কোন কথা বলবে, যে ব্যক্তি কোন কথা যখন মানে পূর্ণ আন্তরিকতার সংগে মান্য করে; সে তা মান্য করার হক আদায় করে, 
দায়িত্ব পালন করে, এবং নিজের কাজের ছারা এ কথা প্রমাণ করে যে- সে বাস্তবিক পক্ষে সে রূপ একজন মান্যকারী, প্রকৃত একজন 
মান্যকারীর পক্ষে যেরূপ হওয়া উচিত। 

১৪। শহীদ" -এর অর্থ এখানে সেই ব্যক্তি যে নিজের কথা ও কাজের মাধ্যমে সত্যের সাক্ষ্য দান করে । 


০১১০2 


সূরা আল-হাদীদ.৫৭ ১৮৩ 


য় 


পার্টি 
তা তুমি অতঃপর শুষ্ক হয়ে 


(হতে) দেখ যায় 
Lede 4 LB CANA 41 SEL € 01৮০ 
১১০০ ১ ৮৩৮৬০ cll ৯৮৯৯) ও 5 ৮৩৬০ 
ক্ষমা আর কঠোর শাস্তি আখেরাতের মধ্যে আর খড়কুটা 
(আছে) মাহে 
চিক রঃ 1৮5 রত ৮৮ ৫ 42 A 7 পর্ণ এ 
৩১৩) ১৮১০ Lo ৩৮৮০৮ 5 401 or 
দুনিয়ার জীবন নয় এবং সত্তৃষ্টিও এবং আল্লাহর পক্ষ 
হতে 


0 ১১৯) 2৩০ এ 


ধোকার সামী এছাড়া 


রুকুঃ৩ 


২০. ভালভাবে জেনে নাও, এ দুনিয়ার জীবনটা শুধু এই যে, এটা একটা খেলা-মন ভূলানোর উপায় এবং বাহ্যিক 
চাকচিক্য ও তোমাদের পরস্পরে গৌরব-অহংকার করা, আর ধন-সম্পদ ও সন্তান-সন্ততির দিক দিয়ে একজনের 
অন্যজন হতে অগ্রসর হয়ে যাওয়ার চেষ্টা মাত্র । তা ঠিক এ রকমই, যেমন এক পশলা বৃষ্টি হয়ে গেল, তখন তা 
হতে উৎপন্ন সবুজ শ্যামল গাছপালা-উত্ভিদ দেখে কৃষক সন্তুষ্ট হয়ে গেল ।পরে সেই ক্ষেতের ফসল পাকে, আর 
তোমরা দেখ যে তা হরিত্বর্ণ ধারণ করেছে। পরে তা ভূষি হয়ে যায় । তার বিপরীত হচ্ছে পরকাল । তা এমন স্থান 
যেখানে কঠিন আযাব রয়েছে; আর আল্লাহর ক্ষমা-মার্জনা, এবং তার সন্তোষ ৷ দুনিয়ার জীবনটা একটা প্রতারণা 
ও ধোকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। 


র্‌ 


০১১১০১০২৩৩০: 


সূরা আল-হাদীদ.৫৭ ১৮৪ পারা২৭ 
৮১১ সস 
A EN AL Bsr eld 2 EEE PAM যো Af 
দূ) ৬ জু « 2 w w bd 

A ue ৬৮১৪ পি ও ৮৩৮ ৩৯১৯৩, 1১2১৩ 
[6] পরশস্ততার ন্যায় যার প্রশত্ততা (এমন) ও তোমাদের রবের পক্ষ ক্ষমার দিকে তোমরা অগ্রণী 
জান্নাতের হতে হও 


/ ৬. 2 পা 3৫:৯৯ পর্ব, ক ৫০ ১:০৫ শর্ত 
9:40 lal oil vous 0০1) 
ও আল্লাহর উপর ঈমান (তাদের) জন্যে প্রন্তুতকরাহয়েছে পৃথিবীর ও আকাশের 
এনেছে যারা মি 
4৫৫ ১৩ 222 রঃ 224% AL 22 ন্‌ 
» ৪০ or ঞ5% A ০৮১৬১ ১০০১ | 
তিনি চান যাকে তা দান করবেন আল্লাহর অনুগ্রহ এটা তাঁর রসূলদের A 
(উপর) A 
2 Ard 5 > 2472 2 পি রর 
৩৪ কতা ভি ob Ja 35 এ ও 
কোন পৌছে না বড়ই অনুথহশীল আল্লাহ এবং 


ও, 2% 22 পপ ৬ তি ০242 . ৯৮ 
8 1 ৩ D3 ued J 
তোমাদের নিজেদের 


5১952525552 


এছাড়া উপর না আর পৃথিবীর মধ্যে মুসিবত 
যা 

CANS < AAAS 56 24, 2 এ র্‌ 2° 
25১ EL HH OS RR ES G 
এটা নিশ্চয় তা আমরা সৃষ্টি করার পূর্বেই, একটি কিতাবে আছে 


(লিখিত) 
2 25৮ ॥ ৫৮ 
9 ০৮ 4৫) ৩৪ 


সহজ আল্লাহর জন্যে 


. ২১. দৌড়াও ও একে অপর হতে অগ্রসর হয়ে যেতে চেষ্টা কর, তোমাদের খোদার ক্ষমা এবং সেই জান্নাতের দিকে 
যার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও পৃথিবীর ন্যায়১৫, যা প্রস্তুত করা হয়েছে সেই লোকদের জন্যে যারা আল্লাহ 
এবং তাঁর রসূলদের প্রতি ঈমান এনেছে । এটা একান্তভাবে আল্লাহর অনুগ্রহ বিশেষ । তা তিনি যাকে চান দান 
করেন। আর আল্লাহ বড়ই অনুগরহশীল। 

২২. এমন কোন বিপদ নেই যা পৃথিবীতে কিম্বা তোমাদের নিজেদের উপর আপতিত হয়, আর আমরা তা সৃষ্টি 
করার পূর্বে একটি কিতাব (অর্থাৎ ভাগ্যলিপিতে) লিখে রাখিনি । এরূপ করা আল্লাহর পক্ষে খুব সহজ কাজ । 


০০১৩৩ 


REIL 


CEC 


SE 


১৫ । সূরা আলে-ইমরানের ১৩৩নং আয়াতের সংগে এ আয়াতে মিলিয়ে পাঠ করলে মনে এরূপ ধারণা সৃষ্টি হয় যে- জান্নাতে এক বাক্তি 
যে উদ্যান ও প্রাসাদাদি লাভ করবে তা মাত্র তার বাসস্থানের জন্যে- কিন্তু প্রকৃতপক্ষে সমগ্র বিশ্ব হবে তার ভ্রমণ ক্ষেত্র ৷ 


১2০০০০১৯০১০ 


[হও 


|] 
{ 


টস 


১৮৯ 


হু 


২ 


25957005742 


(৩১৮৭৬ 


৬ 


রে 


কুহু তু 


১২৬০০৯২০২২৬ 


২৩. (এ সব কেবল এ জন্যে) যেন যা কিছু ক্ষতি তোমাদের হয় সে জন্যে তোমরা হতাশাগ্রস্থ হয়ে না পড়, আর 
যা কিছু আল্লাহতা'আলা তোমাদেরকে দান করেন, তা পেয়ে তোমরা গৌরব-স্ফীত হয়ে না পড় । আল্লাহতা'আলা 
সেই লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে খুব একটা কিছু মনে করে এবং অহংকার প্রকাশ করে, 

২৪. যারা কার্পণ্য করে এবং অন্যদের ও কার্পণ্য করার জন্য উৎসাহিত করে । এখন যদি কেউ বিপরীত তৎপরতা 
গ্রহণ করে তা হলে আল্লাহ অনন্য নির্ভর ও স্বয়ং প্রশংসিত সত্তা । 

২৫. আমরা আমাদের রসূলদেরকে সুষ্পষ্ট নিদর্শনাদি ও হেদায়াতসহ পাঠিয়েছি এবং সেই সঙ্গে কিতাব ও মানদন্ড 
নাযিল করেছি, 

তে ৩৩৩শ৩ 


(ol 


KARE 


পৃ্না আল-হাদাদ.৫৭ ১৮৬ পারা২৭ 
০০০৩৩৩০৩৮৩০ টা জা 


Z AEE 
TE ০৯০ 


ইনসাফর্কে লোকেরা প্রতিষ্ঠিত করে 


১৮২ 


€ 
LR 
নং 
3 
পাস 
৬৪ \ 
টা 
তি? 


যেন লোকেরা ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে ১৬ এবং লোহাও অবতীর্ণ করেছি, 
. তাতে বিরাট শক্তি এবং লোকদের জন্যে বিপুল কল্যাণ নিহিত রয়েছে ৯৭। এ এই উদ্দেশ্যে করা হয়েছে যেন 
আল্লাহতা'আলা জানতে পারেন যে, কে তাকে না দেখেই তার ও তার রসূলদের সাহায্য সহযোগিতা করে। 
নিঃসন্দেহে আল্লাহতা 'আলা বড়ই শক্তিমান ও মহাপরাক্রমশালী ৷ 
রুকুঃ8 


২৬. আমরা নূহ ও ইবরাহীমকে পাঠিয়েছি এবং এই দুজনের বংশে নবুয়্যত ও কিতাব রেখে দিয়েছি । 


১৬। এই সংক্ষিপ্ত বাক্যে নবীগণের মিশনের পূর্ণ সারমর্ম বর্ণনা করা হয়েছে। দুনিয়াতে আল্লাহতা'আলার পক্ষ থেকে কত রসূলই 
এনেছেন তারা সকলে তিনটি জিনিস নিয়ে এসেছিলেনঃ ১. অর্থাৎ সুস্পষ্ট নিদর্শনাবলী, উজ্জ্বল যুক্তি-প্রমাণ ও সুস্পষ্ট পথ প্রদর্শন বা 
উপদেশ-নির্দেশ ; ২. গ্রস্থ-যার মধ্যে মানুষের পথ প্রদর্শনের জন্য যাবতীয় প্রয়োজনীয় শিক্ষা লিখিত, যাতে মানুষ পঞ্চ নির্দেশের জন্যে 
সেগ্রন্থের দিকে আত্মনিয়োগ করতে পারে। ৩. মীযান (তুলাদক্ড) অর্থাৎ সত্য ও মিথ্যার সেই মানদন্ড যা ঠিক ঠিক তুলাদণ্ডে ওজন 
করে নির্দেশ দেয় চিন্তা, নৈতিকতা ও ব্যাপারসমূহের ক্ষেত্রে আতিশয্য ও ন্যুনতার বাড়াবাড়ি ও কমি-খামির বিভিন্ন প্রাস্তিকতার মধ্যে 
ন্যায় বিচারের কথা কোনটি । 

১৭। নবীগণের মিশন বর্ণনার সাথে সাথে এ কথার উক্তি স্বতঃই এ বিষয়ের প্রতি ইংগিত করে যে- এখানে লোহের অর্থ রাজনৈতিক ও 
সামরিক শক্তি এবং বাণীর মর্ম হলোঃ আল্লাহতা'আলা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে মাত্র একটি পরিকল্পনা পেশ করতে নিজের রসূলদের 
প্রেরণ করেন নি:... বরং তা কাজে রূপায়িত করার চেষ্টা-সাধনা করা ও সেই শক্তি সংগ্রহ করাও নবীদের মিশনেন্প অর্ন্তভূক্ত যার 
সাহায্যে বাস্তবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে পারে, তার বিনষ্টকারীদের শাস্তি বিধান করা যেতে পারে এবং তার প্রতিরোধকারীদের শক্তি 
চূর্ণ করা যেতে পারে । 


৫৫ ৫৬2৬222 


স্পট 


ee 


৯৮৯৩৩৩৩০৫০৩ 


a 


সূরা আল-হাদীদ.৫৭ ১৮৭ 


২০৩৩০ SN NSN INNES LTS 
2 224 2০2 ৬ G2, 42% 2224 
~~ ৩x { 3 রত ৬ ০ ১ ৩০৪০ a 
এরপর ফাসেক তাদের মধ্যে অনেকেই আর  (কিছুহয়েছে) তাদের অতঃপর 
হতে সৎপথপ্রাপ্ত মধ্য হতে 
PAE) ৮১০ পা Z ss 2 a! ৰ রা ০৫ 
০৯৪ ৩৯০ 3 ৮০০৪ ৮৪১95 ছে 
রি ঈসাকে আমরাএরপর এবং আমাদের রসূল তাদের পদাফের উপর আমরাঅনুগামী 
অনুগামীকরেছি দেরকে করেছি 
১৬ ৫2 পার্ট পে পার্ট ৩ 2 2 লা 24 oe A De 2 
2 ৩ 2 8০৩০৯ 26 5 ১০ ৬2 
রি Cd 
| মধ্যে আমরাদিয়েছিলাম এবং ইঞ্জিল তাকে আমার এবং 
দিয়েছি | 
“৫1৮১৮ ৩ কু প ৩৮ 4৫ 2 {2/7 3233/0 ৮৩১ 
পি) 2 ৮৫৮৯১ 2 59 ssl ৩৩০ oN , 
বৈরাগ্যবাদ আর দয়া ও করুণা তার অনুসরণ (তাদের) অন্তরসমূহের | 
V2 টি রুশ রি 23 2307 EE ০ ৃ 
্ be < °° A A পে ১৯৮৩ 
9 ৪৩9৮ 1৮825 CXF GC SE 
সন্তুষ্টির (তোরা ) কিন্তু রে + ঞ 
করেছিল তাদের উপর 


তার আমরা বিধান না তা তারা ধর্বতন 
দিয়েছি 


১০ 


১৮। 'রাহবানিয়াৎ- এর অর্থ $ সংসার ত্যাগী হওয়া, বাস্তব জীবন থেকে পলায়ন করে পাহাড় পর্বত এবং 
বা নির্জনতার কোণায় গিয়ে অবস্থান করা। 


হু TTT TSI 


বন-জংগলে আশ্রয় গ্রহণ করা 


১০২০১১০২০১১ 


[াল-হাদাদ.৫৭ ১৮৮ পারা২৭ 
০০2১১১০১০১০ ১১৯ ১১৮১ 


229৩ 5% 1 রর 2 EA 2 2 
1৩:৯০ 1৮০০1 52 ৪401 .1527 il ৩৬ 
তার রসূলের  তোমরাঈমান ও আল্লাহকে তোমরা  ঈমানএনেছ যারা 
উপর আন তয়কর 


রা 


জ্যোতি তোমাদের দেবেন এবং তার রহমত থেকে দ্বিগুণ অংশ তোমাদের 


20527 


A 
2 রা 1৮519 NAA LANA | 
Ed নি fF । 
৮55 45 65352 2 ES ০১৮৮৩ ৯৩ 
কোন উপর তারা অধিকার নাযে কিতাব আহলে জানে যেন 
ৰ কিছুই রাখে 
2 2 5 ৪22 ৫৩ { Ee 


১৯৯৯১ 


< 24 ৮৬ ৫ 2 
€ 5০1 | 5১ ০১ 5 ৮৬৪ ০ 
বড়ই অনুগ্রহশীল আল্লাহ এবং তিনিচান যাকে 


২৮. হে ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় কর এবং তাঁর রসূল (হযরত মুহাম্মদ (সঃ))-এর প্রতি ঈমান আন । 
আল্লাহ তোমাদেরকে তার রহমতের দ্বিগুন অংশ দান করবেন, যার আলোয় তোমরা চলবে এবং তোমাদের 
অপরাধ মাফ করে দিবেন । আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান। 

২৯. (তোমাদের এমন আচরণ অবলম্বন করা আবশ্যক) যেন আহলি-কিতাবেরা জানতে পারে যে, আল্লাহর 
অনুগহের উপর তাদের কোন একচেটিয়া অধিকার নেই এবং এই কথাও যেন জানতে পারে 'যে, আল্লাহর অনুগ্রহ 
তার নিজেরই ইচ্ছাধীন, যাকে তিনি চান তাকে তা দান করেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল। 


১৯০০০৩৩০৩০০ ০ 


RRS 


গু 


৬০০ 


১১০: 


Al 
A 
A 
A 
নি 
A 
A 
A 
মি 
প্‌ 
R 


সূরা আল-মুজাদালা.৫৮ ৯৮৯ 


pr fe fr 


১৯ 


নামকরণঃ এই সূরার নাম 'আল্‌-মুজাদালা" এবং 'আল-সুজাদিলা' এই দু'টি-ই। সূরার প্রথম আয়াতের 

০১ শব্দ হতে এ নাম গৃহিত । সূরার শুরুতেই এমন একজন মহিলার উল্লেখ হয়েছে যে রসূলে করীম (সঃ)- 
এর সম্মুখে নিজ স্বামীর 'যিহার' (-স্বামী কর্তৃক স্ত্রীকে রূপকভাবে বলা যে, তুমি আমার প্রতি হারাম) সংক্রান্ত 
মামলা পেশ করেছিল এবং বারবার দাবী জানাচ্ছিল যে, আপনি এমন কোন উপায় ও ব্যবস্থা করে দিন, যার ফলে 
তার ও তার সন্তানদের জীবন নিশ্চিত ধ্বংস ও বিপর্যয় হতে রক্ষা পেতে পারে । তার এরূপ পৌনপুনিক কথাকে 
আল্লাহতা"আলা “মুজাদিলা" শব্দ দ্বারা বুঝিয়েছেন । আর এ কারণে তাকেই এই সূরার নাম রূপে নির্দিষ্ট করা 


হয়েছে। এ শব্দটিকে যদি 'মুজাদালা' পড়া যায়, তাহলে এর অর্থ হবে ‘তর্ক-বিতর্ক’; আর “মুজাদিলা' পড়া হলে 
অর্থ হবে “তর্ক-বিতর্ককারী নারী'। 


নাযিল হওয়ার সময়-কালঃ 'মুজাদালা'র এ ঘটনা কবে ও কখন সংঘটিত হয়েছিল, হাদীসের 
কোন বর্ণনায় তার উল্লেখ পাওয়া যায় না। অবশ্য মূল সূরার বিষয়বস্তুতে এ বিষয়ে কিছুটা ইংগিত পাওয়া যায় 
এবং তার উপর ভিত্তি করে নিশ্চয়তা সহকারে বলা যায় যে, এ ঘটনা ‘আহযাব’ যুদ্ধের (৫ম হিজরীর শওয়াল 
মাস) পরে সংঘঠিত হয়েছিল। সূরা আহ্যাবে “মুখে ডাকা পুত্র প্রকৃত পুত্র নয়' এ কথার পর শুধু এতটুকু বলা 
হয়েছিলঃ চা ॥ ০ ০০৭ A 2 5 ০০৩ 
১৪৮1 ৬৮৯৮১৮৪৪০৩1 তিনি 901 এ ০3 

‘তোমরা তোমাদের যে সব স্ত্রীদের সহিত 'যিহার' কর আল্লাহতা'আলা তাহাদিগকে তোমাদের মা বানাইয়া দেন 
নাই'। 

কিন্তু ‘যিহার' করা যে কোন পাপ বা অপরাধ, তা সেখানে কিছুই বলা হয়নি। এ ধরনের কাজ- যিহার করা 
. সম্পর্কে শরীয়তের নির্দেশ কি, সে সম্পর্কেও কোন কথা বলা হয়নি। কিন্তু আলোচ্য সূরায় 'যিহার' সংক্রান্ত সমস্ত 


৩৩০৩2২০০৩১০ 


A 


Ci ২ 


৩525 ELSE ই ৩০০৩ 


বিধি-বিধান বর্ণনা করা হয়েছে। এ হতে জানা গেল যে, সূরা আহ্যাবে বলা উপরোক্ত সংক্ষিপ্ত কথারই বিস্তারিত 
ব্যাখ্যা তারপর এ সূরায় নাযিল হয়েছে। 


বিষয়বস্তু ও আলোচনাঃ সে সময়ে মুসলিম সমাজ যে সব বিভিন্ন সমস্যা ও অবস্থার সম্মুখীন ছিল, 
আলোচ্য সূরায় সে সব বিষয়ে হেদায়াত দেয়া হয়েছে। সূরার শুরু হতে ৬ নম্বর আয়াত পর্যন্ত যিহার সংক্রান্ত 
শরীয়তের বিধি-বিধান বিশ্লেষণ করা হয়েছে। সে সংগে খুব দৃঢ়তা ও গুরুত্ব সহকারে মুসলমানদের সাবধান করে 
দেয়া হয়েছে এই বলে যে, ইসলাম গ্রহণের পরও জাহেলিয়াতের নিয়ম-নীতির উপর অবিচল হয়ে থাকা, আল্লাহর 
নির্দিষ্ট করা সীমাসমূহ লংঘন করা কিংবা তা পালন করতে অস্বীকৃতি জানানো কিংবা তার বিপরীতে নিজের ইচ্ছা 
ও মর্ধী মত অন্য ধরনের কিছু নিয়ম-নীতি ও আইন-বিধান বানিয়ে নেয়া ঈমানের সম্পূর্ণ পরিপন্থী আচরণ । আর 
এরূপ আচরণের শাস্তি হবে দুনিয়ায় অপমান ও লাঞ্ছনা এবং পরকালে সে জনো কঠোর জিজ্ঞাসাবাদ । নর 
টু মুনাফিকদের অসদাচরণের তীব্র সমালোচনা করা হয়েছে। এ লোকেরা পরপ্পরের সং 
৭১০ পাম্প করে নানাবিধ দুষ্কৃতির পরিকল্পনা তৈরী করছিল। তাদের মনে ঘৃণা ও বিদ্বেষ লুকিয়ে ছিল 
ব'লে তারা রসূলে করীম সেঃ)-কে সালাম করতো তেমনিভাবে যেমন করতো ইহুদীরা ৷ তাতে সালামের মূল 
উদ্দেশ্যই বিনষ্ট হ'ত। তাতে দো'আ ও শুভ কামনার পরিবর্তে বদ-দো'আ ভাবটাই প্রবল হত। এ প্রসংগে 
মুসলিম জনগণকে সান্তনা দেয়া হয়েছে এই বলে যে, মুনাফিকদের এরূপ আচরণে তোমাদের কোন অনিষ্ট বা 


শব্দ-৮/২৫-- 


RCRA LT LALLA LALLA TT TTS) 
সপ + 


পারা২৮ 
4৫4০2১০১১১১ 


A 


DDD TDD 


হিলি 


252 ৫৩৩ nal 


পু 


25 


ও 


J 
) 
ৃ 
ৃ 
J 
j 
} 


সূরা আল-মুজাদালা.৫৮ ১৯০ পারা২৮ 
বু সু 
অকল্যাণ হবে না। তারা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। কাজেই তোমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা 
রেখে নিশ্চিন্তে নিজেদের কাজ করতে থাক । সে সংগে তাদেরকে বিশেষ নৈতিক শিক্ষাও দেয়া হয়েছে। বলা 
হয়েছে পাপ, যুলম, বাড়াবাড়ি ও রসূলের না-ফরমানী করার উদ্দেশ্যে পরস্পরে কান-পরামর্শ করা সত্যিকার ও 
নিষ্ঠাবান ঈমানদার লোকের কাজ হতে পারে না। তারা পরম্পরে গোপন বৈঠকে মিলিত হয়ে কোন কথা বললেও 
তা অবশ্যই নেক কাজ ও তাকওয়া-পরহ্যেগারী সংক্রান্ত কথা-বার্তা হতে হবে। 

১১-১৩নম্বর আয়াতে মুসলমান জনগণকে মজলিসি সভ্যতা সংক্রান্ত কতিপয় নিয়ম-নীতি ও কায়দা-কানুন 
শিখানো হয়েছে । সে সংগে আগে হতে চলে আসা ও তৎকালে প্রচলিত কতগুলি সামাজিক দোষ-ক্রটির উল্লেখ 
করে তা দূর করার নির্দেশ দেয়া হয়েছে। কোন মজলিসে যদি বহু লোক আসন গ্রহণ করে থাকে এবং এরূপ 
অবস্থায় বাইরে থেকে আরো কিছু লোক এসে পড়ে, তা হলে আগে থেকে উপস্থিত লোকেরা সামান্য একটু সরে 
গিয়ে তাদের জন্যে বসবার স্থান করে দেয়ার মত উদারতা ও সামান্য জদ্রতাটুকু দেখাতেও কুষ্ঠিত হয়ে থাকে । 
এর ফলে শেষে আগত লোকেরা বৈঠকে দঁড়িয়ে থাকে, কিংবা বাইরে দলিজে আসন গ্রহণ করতে বাধ্য হয়। 
অথবা কোনরূপ স্থান না পেয়ে বৈঠক ছেড়ে চলে যেতে বাধ্য হয়। অনেক সময় তারা বৈঠকে এখনো অনেক 
লোকের সংকুলান হতে পারে মনে ক'রে উপবিষ্ট লোকদের গায়ের উপর বা কাধের উপর ভর দিয়ে ভিতরের 
দিকে প্রবেশ করতে চেষ্টা করে। নবী করীমের (সঃ) মজলিস সমূহে এ ধরনের অবস্থা প্রায়ই সৃষ্টি হ'ত। এ 
কারণে- এ সম্পর্কে সঠিক নিয়ম-নীতি জানিয়ে দেয়ার প্রয়োজন তীব্রভাবে দেখা দিয়েছিল। এ প্রসংগে 
আল্লাহতা"আলা বলেছেনঃ তোমরা তোমাদের সভা-সম্মেলন ও বৈঠকে, মজলিসে স্বার্থপরতা ও সংকীর্ণ 
মানসিকতার পরিচয় দিও না। শেষে-আসা লোকদের জন্যে উদার-উন্মুক্ত হৃদয়ে আসন করে দেয়া তোমাদের 
একান্তই কর্তব্য । 

এ পর্যায়ে লোকদের মধ্যে নানারপ ত্রুটিপূর্ণ স্বভাব ও আচরণ লক্ষ্য করা যায় । কারও সঙ্গে- বিশেষ করে কোন 
গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে গেলে সেখানে শক্তভাবে আসন গেড়ে বসে থাকা লোকদের মধ্যে 
একটা সাধারণ বদ-অভ্যাস। প্রয়োজনের অতিরিক্ত একটু সময়ও যে তার নষ্ট হতে দেয়া উচিৎ নয়- দিলে সংশ্লিষ্ট 
লোকের ক্ষতি হতে পারে; কিংবা মানসিক অসন্তোষের কারণ ঘটতে পারে, এতটুকু চেতনাও তাদের মনে জাগে 
না। সে লোক অতিষ্ঠ হয়ে যদি বলে 'জনাব, এখন আপনি চলেযান, কিংবা আমি তো আপনাকে আর সময় দিতে 
পারি না" অথবা যদি তাকে বসিয়ে রেখে নীরবে উঠে চলে যায় তখন কিন্তু লোকটি দুর্ব্যবহারের জন্যে চিৎকার 
করতে শুরু করে। সে যদি ইশারা-ইংগিতে বলেও যে, অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সে জন্যে তাকে যেতে বা 
সেদিকে মনোযোগ দিতে হবে তা হলেও সেদিকে ভ্রুক্ষেপ মাত্র করে না। এ ধরনের আচরণ মূলতঃ এবং 
স্বভাবতঃই অশালীন ও ভদ্রতা বিবর্জিত। নবী করীম (সঃ)ও এ ধরনের আচরণের সম্মুখীন হয়েছিলেন এবং তার 
সংস্পর্শে ও সান্নিধ্যে বসবার আশ্রহাতিশয্যে লোকেরা এতটুকুও বুঝতে পারতো না যে, তারা অনেক অমূল্য 
কাজকর্মের ক্ষতি সাধন করছে। এ অশোভন অভ্যাস ও আচরণ খতম করার জন্যে শেষ পর্যন্ত 
আল্লাহতা 'আলাকেই এ নির্দেশ জারী করতে হল। তিনি বলে দিয়েছেন- যখনি সভা বা মজলিস বরখাস্ত করার 
কথা বলা হবে তখনি স্থান ত্যাগ করতে হবে । বিনা কারণে আর মুহূর্ত-কালও বিলম্ব করা চলবে না। 

লোকদের মধ্যে আর একটা ক্রুটি ছিলঃ প্রায় প্রত্যেক ব্যক্তিই নবী করীমের (সঃ) সাথে নিবিড় একাকীত্বে কথা 
বলবার বাসনা প্রকাশ করতো এবং এর পিছনে তেমন কোন বিশেষ কারণ থাকতো না। কিংবা সর্বসাধারণের 
উপস্থিতিতেই কেউ কেউ তার নিকটে গিয়ে কানে কানে কথা বলতে চেষ্টা করতো । কিন্তু এ ধরনের সব আচরণই 
নবী করীম (সঃ)-এর জন্য খুবই দুঃসহ ও কষ্টদায়ক হ'ত এবং মজলিসে উপস্থিত অন্যান্য লোকদের পক্ষেও এ 
খুবই অসহ্য ঠেকতো। এ কারণে আল্লাহতা*আলা এ বাধ্য-বাধকতা আরোপ করে দিলেন যে, যে লোকই নবী 
করীম (সঃ)-এর সাথে একাকীত্ব কথা বলতে চায় সে যেন পূর্বেই সাদকা দেয় । বস্তুতঃ লোকদের এ বদ-অত্যাস |} 


ই তু তু ৩ AATCC TD DDS DDD DS 


১ 


১২ 


> 


Ty হাক SESE YE EAN 
৫ ৯৯১১৯৯৯৯৯৯৯ ০৯৯৯৮ 
৩525 TRADERS ESS ৫০ ১৯৯৯১৯৯৯৯৯১ 


রর 


ৃ 


SSD 


তা 


সূরা আল-মুজাদালা.৫৮ ১৯১ দি 
ডং 


সু 
ছাড়ানো এবং এ বিষয়ে তাদেরকে সতর্ক করে দেয়াই এর উদ্দেশ্য ছিল। আর এ বাধ্য-বাধকভাও কার্যতঃ 
অতঃপর খুব আল্পকাল পর্যন্তই চালু ছিল। পরে লোকেরা যখন নিজেদের আচরণ ঠিক-ঠাক করে নিল তখন এ 
বাধ্য-বাধকতা প্রত্যহার করা হয়। 

১৪ নম্বর আয়াত হতে সূরার শেষ পর্যন্ত মুসলিম সমাজের লোকদের- যাদের মধ্যে নিষ্ঠাবান ঈমানদার, মুনাফিক 
এবং না-ঈমানদার না-বেঈমান প্রভৃতি সকল রকমের লোকই শামিল ছিল- অকাট্য ও স্পষ্ট ভাষায় বলে দেয়া হ'ল 
সেই মানদন্ডের কথা যার ভিত্তিতে দ্বীন ইসলামে প্রকৃত নিষ্ঠাবান লোক কে তা যাচাই করা হয়। এক ধরনের 
মুসলমান এমন যারা দ্বীন-ইসলামের দুশমনদের সাথে আন্তরিক বন্ধুতা পোষণ করে । তারা যে স্বীন-ইসলামর প্রতি 
ঈমানদার হওয়ার দাবী করে নিতান্ত স্বার্থপরতার দরুণ সেই দ্বীনের প্রতি বিশ্বাসঘাতকতা করতেও একবিন্দু দ্বিধা 
বা কুষ্ঠা বোধ করে না এবং ইসলাম সম্পর্কে নানা প্রকারের সন্দেহ-সংশয়ের ধুম্রজালের কুভলি সৃষ্টি ক'রে 
লোকদের মনে নানা ধরনের ভুল ধারণার উদ্রেক ক'রে, আল্লাহর বান্দাহদের আল্লাহর পথে আসতে ও চলতে দেয় 
না- কঠিন বাধার সৃষ্টি করে। কিন্তু তারা যেহেতু মুসলিম সমাজের অন্তর্ভুক্ত এ কারণে ঈমানের মিথ্যা অংগীকার 
তাদের জন্যে বিশেষ রক্ষাকবচ হয়ে দেখা দেয়। এদের বাইরে ছিল আর এক ধরনের মুসলমান ৷ তারা আল্লাহর 
দ্বীনের ব্যাপারে অন্যকারো পরোয়া করা তো দূরের কথা, নিজেদের পিতা, ভাই, সন্তান ও বংশ-পরিবারের প্রতিও 
একবিন্দু ভ্রুক্ষেপ করতেন না- পরোয়া করতেন না। আল্লাহ্‌, রসূল ও ইসলামের দৃশমনদের প্রতি তাদের মনে 
ছিলনা একবিন্দু ভালোবাসা । এ পর্যায়ের আয়াতসমূহে আল্লাহতা'আলা স্পষ্ট ভাষায় বলেছেন যে, প্রথমোক্ত 
ধরনের লোকেরা নিজেদের মুসলিম হওয়ার কথা যতই কসম খেয়ে বলুক না কেন, মূলতঃ তারা শয়তানের দলের 
লোক । আর আল্লাহর দলে গণ্য হবার সৌভাগ্য কেবল দ্বিতীয় পর্যায়ের মুসলমানদের জন্যই নির্দিষ্ট । সত্যিকার 
মুসলমান হওয়ার গৌরব কেবল তাদেরই । আল্লাহও তাদেরই প্রতি রাজী ও খুশী এবং প্রকৃত কল্যাণ ও সাফল্য 
কেবল তারাই পেতে পারে। 


৮ 


ই সু ২ ০ 
৩৩৬55258552 45০০০ DDD TDD DTA TTT DDD TD DD 


0 


৫৩৫৫525522১ 


র্‌ 
A 
L 
রঃ 
ff 
৭ 
! 
A) 
ও 
ৃ 
্ 
ৃ 
Ry 
K 
L 
Ry 
\ 
V 
I 
} 
{ 


2৯0৩৯৯৩০২১১ 


জে 


সস 


টু 


A 
ন) 
A 
A 
A 
A 
A 
A 
A 


fy 
A 
f 
A 
f 
f 
রর 
f 
fc 
রঃ 
? 
fe 


সূরা আল-মুজাদালা.৫৮ ১৯২ পারা২৮ 


1170৩৩৬৩৩৩৩ ১১১৮১ 
| 0 > 


SPITTING 


টি 


৯৯১৯৯ 


৫ 


DATED TDD DTD 


তর্কবিত (সেই পীর 


করছে যে 


Al A 2 , 

uw রে ১ পো 5 রে TRAE TA ঠা Fd Ab A A 

OE 2 201 5 SAM এ OAS 

আল্লাহ্‌ নিশ্চয় তোমাদের দুজনের শুনেছেন আল্লাহ এবং আল্লাহর কাছে অভিযোগ 
কথোপকথন 


5 ৮৮৩ নি ঠাপে ৮১ 115 AONE 65৮ ত৫5 
০৪05 ৩৩ ০৮০৮ ৩১১৪৪ ৬:৬১) OO Yb ah 
তাদেরস্ত্রীদের সাথে তোমাদের যিহার করে যারা সবকিছু সবকিছু 


১৮৩১৩ 


DDE DLL 


» (৫7৩১১ 


তাদের জন্মদিয়েছে যারা এছাড়া তাদের মাতা নয় 


১.আল্লাহ ১ শুনতে পেয়েছেন সেই মেয়েলোকটির কথা, যে তার স্বামীর ব্যাপার নিয়ে তোমার সাথে তর্ক-বিতর্ক 


করছে এবং আল্লাহর নিকট ফরিয়াদ করতে থাকছে। আল্লাহ তোমাদের দুজনেরই কথাবার্তা শুনেছেন। তিনি 
সর্বশ্োতা ও সর্বদরষ্টা। 


২. তোমাদের মধ্যে যে সব লোক নিজেদের স্ত্রীর সাথে 'যিহার' করে২, তাদের স্ত্রীরা তাদের মা নয়। তাদের মা 
তো তারা যারা তাদেরকে জন্মদান করেছে। 


১। এই আয়াত এক মহিলা খাওলা-বিন্তে সালাবার ব্যাপারে অবতীণ হয়েছিল। তীর স্বামী তাকে যিহার (মায়ের সংগে তুলনা) 
“করেছিলেন । এই মহিলা নিজে প্রশ্ন করতে এসেছিলেন- ইসলামে এ সম্পর্কে হুকুম কি? সে সময় পর্যন্ত আল্লাহতা'আলার পক্ষ থেকে এ 
ব্যাপারে কোন নির্দেশ পাওয়া যায়নি । সে জন্যে হুযুর (সঃ) বলেছিলেন যে- "আমার মনে হয় তুমি তোমার স্বামীর পক্ষে হারাম হয়ে 
গিয়েছো' । এ কথায় মহিলাটি অভিযোগ করতে থাকেন যে “আমার ও আমার সম্তানদের জীবন ধ্বংস হয়ে যাবে” । এই অবস্থায় যখন 
তিনি কেদে কেদে হুযুরের নিকট নিবেদন করেছিলেন যে- “এক্ূপ কোন বিধান দেয়া হোক যাতে তার ঘর ভাঙন থেকে রক্ষা পায়- 
আল্লাহতা'আলার পক্ষ থেকে ওহী অবতীর্ণ করে সমস্যার হুকুম বর্ণনা করা হয়”। 

২। আরবে অনেক সময় এরূপ ঘটনা ঘটতো যে স্বামী-স্ত্রীর বিবাদে স্বামী ক্রোধান্বিত হয়ে বলতো- “তুই আমার পক্ষে আমার মায়ের 
পৃষ্টদেশের মত হারাম ।” এ কথার প্রকৃত মর্ম ছিল- “তোর সঙ্গে যদি আর সংগম করি তবে আমার পক্ষে নিজের মায়ের সংগে সংগম 
করার সমতুল্য হবে” । এ যুগেও অনেক নির্বোধ লোক স্ত্রীর সংগে ঝগড়া-বিবাদ করে তাকে যা, ভগ্নী ও কন্যার সংগে তুলনা দিয়ে 
থাকে । এর পরিষ্কার মর্ম হচ্ছে- এখন থেকে সে যেন স্ত্রীকে স্ত্রী নয় বরং সেই সব স্ত্রীলোকের যত জ্ঞান করবে যারা তার পক্ষে হারাম। 
এই কাজকে 'যিহার' বলা হয়। প্রাক ইসলামী মূর্খতার যুগে আরৰবাসীদের কাছে একে তালাক বরং তার থেকেও অনেক কঠিন সম্পর্ক- 


ছেদের ঘোষণা বলে মনে করা হতো । 
৬৬৩৮ CEC 


২০৬০১২১১৯৮১ ৩০১০১ 
8 224৩2 LD 
০ 4 
সার El 
৫ 
(2 
6. 
ও 
Cc 
উ- 
রঙ 
৫ 
১: 
€ 6 


ASS 


উ৬৩৩3৩৩০৩৩25575752525255252525৩ 


[bn HE CACC CA CA LAO CA TAT EL CA UTA UL 


ere 


0) 


৫০১০০০০০০০৯ 


সূরা আল-মুজাদালা.৫৮ ১৯৩ 
2৫৩৩৬১৯১5৩২ 
£22 7 


পাও ৫ রর £22 2৫2 ্ পর্ণ পা ১০ ১ ০5৫ 
2) 3) 3559 2 JOE তি OHS নও 
আল্লাহ নিশ্চয় এবং মিথ্যা ও কথা অতিৃণ্য ্ ং 


5 পাঠ 5 “29 i AE ০্প রা রি 
৮৪ ডঃ ৩১১৪ ৬:৬০ 52 Or ১০৯ 
তাদেরক্ত্রীদের সাথে যিহার করে যায়া এবং ক্ষমাশীল ১923 


2৬. পপি 25 হু AE পা 233230 4%, 
৩ ০ ৬2 LID ED IO ৩5১৯ ০) 


পূর্বে একজনদাস মুক্ত করতে তারা বলে (তা হতে) ফিরেযায় এরপর 


2১2 স্ত্রী 


বি 28) ? il er LES NN চে 
৩ 2. 2 5 ৫ ৩১৪০৯ ৮১ ১৬ 

(তোমরা কাজকর এবিষয়ে আল্লাহ এবং এঘ্বা॥। তোমাদের উপদেশ এসব পরষ্পরকে স্পর্শ 

হা দেওয়াহচ্ছে করার 


CA A Ah ed 


২০০৪৯ 


তাত 


2৩ 


AE 


এই লোকেরা একটা অতীব ঘৃণ্য ও সম্পূর্ণ মিথ্যা কথা বলে। আর আসল কথা এই যে, আল্লাহ 
র , আল্লাহতা'আলা 
ক্ষমাশীল ও মার্জনা দানকারীও। ৪ 


৩. যে সব লোক নিজেদের স্ত্রীদের সাথে 'যিহার” করে, পরে নিজেদের সেই কথা হতে ফিরে যায় যা তারা 
বলেছিল, পরষ্পরকে স্পর্শ করার পূর্বেই তাদেরকে একটা দাস মুক্ত করতে হবে। এ কথা দ্বারা তোমাদেরকে 
উপদেশ দেয়া হচ্ছে । তোমরা যা কিছু কর, আল্লাহ সে বিষয়ে অবহিত€ | 


৩। অর্থাৎ. এ এরূপ কাজ যার জন্যে এক ব্যক্তির খুবই কঠোর শাস্তি হওয়া উচিত কিন্তু আল্লাহতা'আলার মেহেরবানী-তিনি প্রথমতঃ 
তো যিহারের ব্যাপারে মূর্খতার যুগের নিয়মকে রহিত করে তোমাদের পারিবারিক জীবনকে ধ্বংস থেকে রক্ষা করেছেন; দ্বিতীয়তঃ এরূপ 
কুকর্মকারীদের জন্যে তিনি সেই শাস্তি নির্ধারণ করেছেন এরূপ অপরাধের ক্ষেত্রে যা সব থেকে লঘু দন্ড হতে পারে। 

৪ । এর দুটি অর্থ হতে পারে । প্রথম- তারা যা বলে ছিল তার সংশোধন করতে চায় । দ্বিতীয়- তারা এ কথা বলে যে জিনিষকে হারাম 
করতে চেয়েছিল তা নিজেদের জনো তারা হালাল চায়। | 

৫1 অর্থাৎ যদি কোন ব্যক্তি চুপে চুপে নিজ গৃহের মধ্যে স্ত্রীর সংগে যিহার করে বসে এবং তারপর কাফফারা (প্রায়শ্চিত্ত) স্বরূপ দন্ড 
আদায় না করে স্বামী স্ত্রীর মধ্যে পূর্বের মতো দাম্পত্য সম্পর্ক বজায় রেখে চলতে থাকে, তবে দুনিয়ার কোন লোক তা না জানলেও 


৮৮০৫ 


ও ERASERS 


এজ 


RRR RS 


hee 


৮ 


ও 


কুহু 


সুরা আল-মুজাদালা.৫৮ ১৯৪ পারা২৮ 
ই ভু সু 


২] 
ECT ১% ন্‌ 
০৬৪ শি ৩৯১ 


fs 


2৫ 
৬৯০ 
পা জি 


তবে পায়(কোন না যে অতঃপর 
ধারাবাহিকভাবে দু'মাস elk টন 
AES ICAL 202 NAA ৩৫৫ ৩০ 2৫৪ 
রি ৬ bd « 
LO ASSL 25:৯১, "৮ ৩৯ > ৩ ৬৩ ৩2 
যাটজন খানা তবে সনর্থহবৰে না যে অতঃপর পরষ্পরে স্পর্শকরার পূর্বে 
খাওয়াবে 


F322 গোল রর ED WANA 1 22 Re রঃ 72 2 

১৯৩১ ৬১ ৪ ১৭৯৯০) রি ML ৮১০৪১ ৬৬১ iw 

সীমাসমূহ এটা এবং তীর রসুলের ও আল্লাহরউপর তোমরা যেন 
ইমানআন 


(রয়েছে) 
পির, Lat A HL EL 2d He 
৬৬ ১৮৪5১ ৩০ ৩:৬১ SS রণ ৮৮ 20৯৭) 5০৮) 
নিশ্চয় এবং তাদের পূর্বে (তাদেরকে) লাঞ্কিতকরা যেমন তাদের লাঞ্ছিত তার রসূলের ও আল্লাহর 

(ছিল) যারা হয়েছিল করাহবে 


GAL 2 ld? / Lud ৷ 4 

* * ৮ ৬৮০৬ এ 
অপমানকর আহাৰ কাফিরদের জন্যে এবং সুম্পষ্ট আয়াতসমূহ আমরা নাঘিল 
(রয়েছে) করেছি 


হু 


Sc 


PEPPY ES 


Sah 


CA CLL OE wth 


gp 


৪.আর যে লোক দাস পাবেনা, সে যেন ধারাবাহিক ভাবে দু'মাস রোজা রাখে পরষ্পরকে স্পর্শ করার পূর্বে ৬। আর 
যে লোক তা করতেও সমর্থ হবে না, সে যেন ষাট জন মিসকীনকে খাবার খাওয়ায়”। এরূপ নির্দেশ দেয়া হচ্ছে এ 


জন্যে যেন তোমরা আল্লাহ এবং তার রসূলের প্রতি ঈমান আনো ৮। বস্তুতঃ ইহা আল্লাহর নির্ধারিত সীমা বিশেষ, 
আর কাফেরদের জন্য মর্মান্তিক আযাব রয়েছে। 


f ৫.যে সব লোক আল্লাহ্‌ ও তীর রসূলের বিরোধীতা করে , তাদেরকে ঠিক এমনি ভাবে অপমানিত ও লাঞ্চিত করা 


ৰে 


জা 


(| হবে, যেমন ভাবে তাদের পূর্ববর্তী লোকেদেরকে অপমানিত ও লাঞ্চিত করা হয়েছে। আমরা তো স্পষ্ট “বয়ান'- 
3| সম্বলিত আয়াতসমূহ নাধিল করেছি। আর কাফেরদের জন্যে অপমানকর আযাব। 


j ৬ অর্থাৎ ক্রমাগত দুই মাস রোযা করে যাবে- এর মাঝে কোন দিন রোযা ত্যাগ করবে না। 

| ৭। অর্থাৎ দুইবেলা পেট তরে আহার দেবে, রন্ধন করা খাবার বা রন্ধন না করে আহারীয় বস্তুও দেয়া যাবে । ঘাটজন লোককে একদিন 
্ খাওয়ালে চলবে অথবা একজন লোককে ঘাট দিন খাওয়ালেও চলবে । 

্ ৮। এখানে ঈমান আনার অর্থ খাটি ও অকপট মুমিনের ন্যয় চলা। 


NARA RR RRR ০০০০০১৯১৯১১ 


V 


সূরা আল-মুজাদালা.৫৮ ১৯৫ 


7 


রর 
তাদের এরপর ভারা থাকবে যেখানেই তাদের সাথে 

করেছে যা জানাবেন 

৬.(এই অপমানকর আযাব) সে দিন হবে, যখন আল্লাহতা'আলা এদের সকলকে পুনরায় জীবিত করে উঠাবেন 

এবং তারা যা কিছু করে আসছে তা তাদেরকে জানিয়ে দেবেন। তারা তো ভুলে গেছে, কিন্তু আল্লাহতা'আলা 

তাদের যাবতীয় কৃত-কর্ম গুনে গুনে সংরক্ষিত করে রেখেছেন। আর আল্লাহ- এক এক জিনিষের ব্যাপারে সাক্ষী । 

কুকুঃ২ 

৭.তুমি কি জাননা ৯ যে, পৃথিবী ও আকাশমন্ডলের প্রত্যেকটা জিনিষই আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত? এমন 

কখনও হয় না যে, তিনজন লোকের মধ্যে কোন কান-পরামর্শ হবে, এবং তাদের মধ্যে আল্লাহ চতুর্থ হবেন না; 

বিম্বা পাচ জনের কান-পরামর্শ হবে, আর তাদের মধ্যে ষষ্ঠ আল্লাহ হবেন না। গোপন পরামর্শকারীরা এর কম 


হোক কি বেশী- যেখানেই তারা হবে, আল্লাহ অবশ্যই তাদের সঙ্গে থাকবেন। পরে কিয়ামতের দিন তিনি 
তাদেরকে জানিয়ে দিবেন তারা কি কি কাজ করেছে। 


mn 


৯। এখানে থেকে দশ আয়াত পর্যন্ত ক্রমাগত মুসলিম সমাজের মধ্যে মুনাফেকরা যে কার্যধারা অবল্শ্বন করেছিল তার সমালোচনা করা 
হয়েছে । তারা ৰাহ্যতঃ মুসলমানদের দলের মধ্যে শামিল হয়েছিল, কিন্তু ভিতরে ভিতরে তারা মু'মিনদের থেকে পৃথক নিজেদের এক 
উপদল বানিয়ে রেখেছিল । মুসলমানরা যখনই তাদের দেখতো, তারা দেখা পেত- পরশ্পরে একত্র হয়ে তারা কানে-কানে ফিসফাস 
করছে। এই গুপ্ত পরামর্শসমূহে তারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে, ঝগড়া-বিবাদ বাধাতে এবং হতাশা বিস্তার করতে নানা 


২২২১২৬৯০১০৯ 


৩ 


মেল 


ৃ 
| 
র 


৩০৫ 


He 


j ০০5৩০০৩৬০০০ 


সুরা আল-মুজাদালা.৫৮ ১৯৬ 
০৬০০৬০৫৩০৫৩ 
28৮৩ ৮৭ 


70501 4) 7 শা ও ভি 


নিষেধকরা (তাদেরকে দেখ নাই 
ধ তকে তুমি খুবঅবহিত 


ESA TAA EAL রি পা ১৪১৫৫ 154 পে 
52553 2 2৪ le LU ৩১১৯৮ শি Om ৬৪ 
পরস্পরে গোপন তা নিষেধ কর; এ বিষয়ে তারা পর গোপনপরমার্শ হতে 
দর" সহ পি শালত 
৮ 2 রর টির 22৫ তা ওর পা / ৩০৪৩ রর 
29 শব ৩ টি 
3 ১ £ ১0৯৯১) ভে 5 ১5৩৩০ 
তোমার কাছে যখন এবং রসূলের না-ফরমানীর এবং বাড়াবাড়ির 
আসে (জন্যে) 
2 ৰ Ef 
তাদেরনিজেদের মধ্যে তারাবলে এবং আল্লাহ যেভাবে তোমাকে সালাম 
যনের করে 


52৫ Te চে 4 

GLI AE 22১০ OB GBS SI 

তাতে তারা দদ্ধ জাহান্নাম তাদেরজন্য বলি আমরা একারণে আল্লাহ আমাদেরকে কেননা 
a 


যা 
০১৫ 2 রর pe রং A 32 ১2 2B 
{ টি ৬:১১ 2৬ © ie! ৩০2 
তোমরা গোপনে যারা গুহে I 


সপে ক 


৮. তুমি কি সেই লোকদের দেখনি যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল; কিন্তু তারা সে 
তৎপরতাই চালিয়ে যাচ্ছে'য! করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। এ লোকেরা লুকিয়ে লুকিয়ে পরস্পরে পাপ, 
বাড়াবাড়ি ও রসূলের না-ফরমানীর কথাবার্তা বলছে। আর যখন ভোমার নিকট আসে 'তখন তারা তোমাকে এমন 
পদ্ধতিতে সালাম করে, যেভাবে আল্লাহ তোমার প্রতি সালাম করেন নি১০, আর নিজেদের মনে মনে বলে, 
আমাদের এ সব কথাবার্তার দরুন আল্লাহ আমাদেরকে আযাব দেন না কেন? তাদের জন্যে জাহান্নামই যথেষ্ট । 
'তারা তারই ইন্ধন হবে । -তা হবে তাদের অতীব দুঃখময় পরিণতি! 

৯. হে ঈমানদার লোকেরা, তোমরা যখন পরম্পরে গোপন কথা বল, 


১০। ইহুদী ও মুনাফেকদের এ ছিল সাধারণ গতি । কতিপয় রেওয়াতে একথা বর্ণিত হয়েছে -কয়েকজন ইহুদী নবী করীমের (সঃ) কাছে 
উপস্থিত হয়ে তার উদ্দেশ্যে বলে- আসসামু আলাইকা ইয়া আবাল কাসেম । অর্থাৎ তারা আসসামু আলাইকা এরূপ ধরনে উচ্চারণ করে 
যাতে শ্রোতার যেন মনে হয় যে তারা 'সালাম' বলেছে! কিন্তু প্রকৃতপক্ষে তারা বলেছিল-'সাম' যার অর্থ হচ্ছে “মৃতু । 


৩৩৩৩৫০১৩৩০০ 


KR ৩৩৩25৩2 


ব্লসূলের নাফরমানীরু এবং বাড়াবাড়ির গু গোনাহ ক্ষেত্রে প্রম্পরেগণোপন না তবে 
(ক্ষেত্রে) পরামর্শক 


রর রে 278 25 রর 1০৫ রা ১০৪12 পা রর ৮ 
2 (শী 01 15201 5 ৮৬৯ WU 1১৯৩০ 5 
তার দিকে যিনি আল্লাহকে তোমরা এবং তাকওয়ার ও নেকীর ৮ তোনরাগোপনে এবং 


পরামর্শ কর 


MAP AT DA AT ATT AAT AY. ১৯১৮১৮৯১১১১ 


চিন্তিত করারজন্যে শয়তানের পক্ষহতে কানাকানি মূলত তোমাদের একএ্রিভকর 

(করা হয়) হবে 

2০. 4৫ ১৮১৫ 2 ৮ ৮৫ ১৫ / 2 ঠে ৪ ০৬ 

৮৭) OSL YL ডিএ তে 5 
রত ১১০ টা ৮ ~~ 2 A 2 ৯০০ ৬০৫ Dd $ 
আল্লাহর অনুমতি ব্যতীত কিছুই তাদেরকে ক্ষতিকরতে ] আর ঈমানএনেছে (তাদেরকে) | 
পারবে (কেউ) যারা |: 


os 


ন 


ডিবির পতি ১৫৫ রা / 29 2232 ৮৮৮৮ ৯৫ টা ঘারে 2 

৮ ৩৬৩ GL oi BEALS পচ আঃ 

ঈমানএনেছ যারা ও মু'মিনদের ভরষাকরা কর্তব্য আল্লাহরই উপর এবং 
পার্টি 2 শর্ট 


ওহে 
2৮20৫ 1৮7 2:১০ প্রা ৯৫৮ পে 23 
2০ 1৯৮৮৩ ৬৯ SIRE EH LE NK 
প্রশস্ততাদিবেন তোমারা তখন সভাস্থলের মধ্যে তোমরা তোমাদেরকে 

সান করে দাও ক বলাহয় যখন 


DDD AAT ATCA LT ATA AT 


১৬ 


Moa এপ ১৯১ tC 


তখন গুনাহ, বাড়াবাড়ি ও রসূলের না- ফরমানীর কথা-বার্তা নয়- বরং সৎকর্মশীলতা ও খোদাকে ভয় করে চলার 


(তাক্ওয়ার) কথা-বার্তা বল এবং সেই খোদাকে ভয় করতে থাক যার দরবারে তোমাদেরকে হাশরের দিন উপস্থিত 

হতে হবে। 

১০. কানা-ফুঁসি করা তো একটা শয়তাশী কাজ । আর তা করা হয় এ অন্যে যে, ঈমানদার লোকের যেন তার |! 
দরুণ দুঃখিত ও চিন্তা-ভারাক্রান্ত হয়ে পড়ে। অথচ খোদার অনুমতি ভিন্ন তা তাদের কোন ক্ষতিই করতে পারে | 
না। আর মু'মিন লোকদের কর্তব্য হল কেবল মাত্র আল্লাহরই উপর ভরসা রাখা । d 
১১. হে ঈমানদার লোকেরা, তোমাদেরকে যখন বলা হবে নিজেদের সতাস্থলে প্রশস্ততার সৃষ্টি কর, তখন তোমর! 


স্থান প্রশস্ত করে দেবে । আল্লাহ তোমাদেরকে প্রশস্ততা দান করবেন১১। 


১১। আল্লাহ ও তার রসূল মুসলমানদের যে সমস্ত শিষ্টাচার শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে- যখন কোন মজলিনে পূর্বে থেকে 
কিছু লোক উপবিষ্ট থাকে এবং পরে আর কিছু লোক উপস্থিত হয় তখন পূর্ব থেকে বসে থাকা লোকদের মধ্যে শিষ্টতা থাকা উচিত যে. 
তারা নিজেরা নৃতন যারা এসেছে তাদের স্থান দেবে, এবং যতদূর সম্ভব কিছুটা সরে সরে সংকুচিত হয়ে তাদের জন্যে প্রশস্ততা সৃষ্টি 
করবে; এবং পরবর্তী আগমনকারীদের মধ্যে এতটা ভব্যতা থাকা দরকার যে, আরা যবরদন্তি তাদের মধ্যে ডুকে যাবে না, এবং কোন 
ব্যক্তি কোন ব্যক্তিকে উঠিয়ে দিয়ে তার জায়গায় বসার চেষ্টা করবে না। | 
ই ANS: সক 


(১২৩০ 


বা সপ 


Eh te ahs fe ha 


৮ সপ বাঁশী 


শব্দ-৮/২৬-- 


12:21 


আল্লাহ্‌ “উন্নত তোমরা তখন তোমরা উঠেযাও বলাহয় যখন বং 


2 23 টি? পাও কর্ক পর্ণ শর্তে 28 AD na 
৮৬৯5 ০১) 1৯১ঠা ৩:১১ ১৮৮৮১০০1৮৩1 ০৫১ 
মর্যাদায় ং 


তোমাদের মধ্য ঈমান (তাদেরকে) 


(উন তকরবেন) হয়েছে হতে এনেছে যারা 
রি নি V রি 1 ০ 
al ০০০ EBL ০৯৮ ৩ ৩১4১ 5 
Pd 
ঈমান এনেছ যারা ওহে খুবঅবহিত ০১০ সেবিষয়ে আল্লাহ এবং 
যা 
-/ রা ৩৮৮ 2d 28 wd AEE ০ পার্ট 922 ৮৮ ৫ 
11 রি ০ ্ 4 পর 
LHS 5৩৩ 62৫12৩৫০৯৮০) 2৩৫ 1% 
তোমাদের একাকিতে পূর্বে তোমরা পেশ তখন রসূলের সাথে তোমরা একাকিত্বে যখন 
কথা বলার করবে কথাবলবে 
2৮ রি ত্র: HE 22৫ রা 5 
1৩৬৯৩ ( ৩) ৮ 1 5 রর ১৯ ০১ ৮০৬৩০ 
রা পবিত্রতর ও তোমাদেরজনে) উত্তম এটা সদকা 
(কিছুই) 
RAL Le ০৫৫ এর 22222455611 8522 রী তি 
৬৬৬৯ ৩ ৮৬০ ৩1 ০১৪৪ ED ০৯20 ৬৬ 
পুর্বে তোমরা দিবে যে তোমার! ভয় কি মেহেরবান ক্ষমাশীল আল্লাহ্‌ নিশ্চয়তবে 


সদকা তোমাদের একাকিত্তে 
কথাবলার 


আর যখন তোমাদেরকে বলা হবে উঠে 
যাও, তখন তোমরা উঠে যাও১২। তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ 
তাদেরকে সুউচ্চ মর্যাদা দান করবেন । আর যা কিছু তোমরা কর, আল্লাহ সে বিষয়ে পূর্ণ অবহিত । 

১২. হে ঈমানদার লোকেরা, তোমরা যখন রসূলের সাথে গোপনে একাকিত্বে কথাবার্তা বলবে, তখন কথা বলার 
পূর্বে কিছু সাদ্‌কা দাও১৩। তা তোমাদের জন্যে কল্যাণকর ও পবিভ্রতর। অবশ্য সাদ্‌কা দেবার মত যদি কিছুই 
তোমরা না পাও, তা হলে আল্লাহ তো ক্ষমাশীল ও দয়াবান। 

১৩. তোমরা কি ভয় পেয়ে গেলে এজন্যে যে একাকী কথা বলার পূর্বে তোমাদেরকে স্াদ্‌কা দিতে হবে? 


ENR 
es 
Ee] 
5 ডি 
2 
E 
ন 


1০৬০ CAA CLS </>) 


১২। অর্থাৎ যখন বৈঠক সমাপ্তির কথা ঘোষণা করা হবে, তখন উঠে চলে যাওয়া উচিৎ, তখনো জমে বসে থাকা উচিত নয়। 
১৩। হযরত আবদুল্লা-বিন আব্বাস(রাঃ) এই আদেশের কারণ বর্ণনা করে বলেছেন- লোকে অত্যাধিকভাবে ও বিনা প্রয়োজনে 
রসূলুল্লাহর সংগে একাকীত্ব সাক্ষাৎ করার জন্যে আবেদন করতে আরম্ভ করেছিল । 


444৩৩ 222০৬ 


লহ) 


উঠিল 
তোমরাকরতে শা যদি অতঃপর 
পার 
ভি এ 14 
৮1 ১ ৪৮৩৮ 
জাকাত তোমরা দাও এবং নামাজ 


রঃ এ 
নি রি র্ 


রা ২ 9 ও 


রা টু 
মি নাই কি এ বিষয়ে খুবঅধাহত আল্লাহ এনং 


EL 
বন্ধুবানায় 


পাপা 2্ত 32 রত ১৫ পা AIP এপ 29° ৮ 
|] = « 
৩১৯৩ ৫১ ১ ৬১১ ৩ ০৯১০৪ ১ ৮৪০ ৯ 5 
a ৬ 
জানেও তারা যখন মিথ্যার উপর তার। কসমখাস এবং তাদের না এবং 
তুক্ত 
2 ৫৮৫ 
০) ৬৬1 
আযাব তাদেরজন্যে আল্লাহ প্রস্তুত 
রেখেছেন 


পি 2টি তার উতার্ত Ed rg 
ও ৩৯৬ ৯১৩ 
তারা কাজ করে আসছে 
আছে, তোমরা যদি তা না কর- আর আল্লাহ তোমাদেরকে তা হতে ক্ষমা করে দিলেন- তা হলে নামায কায়েম 
করতে থাক, যাকাত দিতে থাক এবং আল্লাহ ও তার রসূলের আনুগত্য করতে থাক। তোমরা যা কিছু কর আল্লাহ 
সে বিষয়ে পুরাপুরি অবহিত১৪। 
রুকুঃ৩ 


“~~ 


১৪. তুমি কি দেখ নাই সেই লোকদেরকে, যারা এমন লোকদেরকে বন্ধু বানিয়েছে যারা আল্লাহর অভিশপ্ত? তারা 
না তোমাদের লোক, না তাদের । আর তারা জেনে বুঝে মিথ্যা কথার উপর কসম খায় । 

১৫. আল্লাহতা'আলা তাদের জন্যে কঠোর আযাবের ব্যবস্থা করে রেখেছেন তারা যা কিছু করে, তা অতীব মন্দ 
কাজ। 

১৪ এ দ্বিতীয় আদেশ উপরোক্ত আদেশের কিছু সময় পরে অবতীর্ণ হয়েছিল এর দ্বারা সাদকা দেয়ার বাধ্যতা রহিত করা হয়। সাদকার 
এই হুকুম কতদিন কার্যকরী ছিল সে সম্পর্কে মতভেদ আছে। কাতাদা বলেন- এক দিনের থেকে কম সময়ও হুকুম জারি ছিল, তারপর 
রহিত করে দেয়া হয় । মুকাতিল বিন হাইয়ান বলেন- দশ দিন জারী ছিল। এই হুকুমের স্থায়ীত্বকাল সম্পর্কে যত বর্ণনা পাওয়া যায় তার 
মধ্যে দশ দিন হচ্ছে সব থেকে বেশী পরিমাণ! 


৯১ 


১০০১৯ 


LN 
স্ব তোত তোলো জপ তত সু 


সূরা আল-মুজাদালা.৫৮ ২০০ 


পারা২৮ 


স্পা 
০2 পল 


> 


০ ২ ৭৫৭ 4৫২4 বর্গ হন ৮৯২৮০১২৮২৮৯ ৮৯ ৮১৯১ ল ats aa Nahe ara ৮৯ +2 + aT DT TDP TODD PPD DPT 


2 2. 
নিরাশ 
পর্থ হতে 


তারা গ্রহণ 
করেছে 
তি 


টা ৮৫৩ 4) 
কাজে লাগবে কক্ষণই না 
জন্যে (রয়েছে) 
AY 2, EXD EOD AE TA 


LE 5301 (৩ (৮৪71৮ 


+৬ 


কিছুমাত্র আল্লাহ হতে 


ভিন 


Lat ae ১৯ 


ft 


রর ৫ ৮254 /25 
ALO ৩১৩৩৯ ৩১ 


যেদিন চিরকাল থাকবে তারমধ্যে তারা 


বির রর রি পে 2226 
৯২১০ গু 
৬ Pd ৬৬ 5 PANS) 
তোমাদের তারা শপথকরে যেমন তারকাছে তারা তখনও 
কাছে | শপথকরবে 
পা পা 22 ৰ পু 2৪৫৫ ra ৫ 


৬৯৩১ | 9 (1 


কষ, 


শপ 
চে নিতো সত সপ ১ সত এসপি 52 
যাবার ৪4৮ 


টি কিছুর উপর তারা 
mS 1 2 Ar ৰ 

t 3 2 ্র্ত } w Pr সু লী | * ৰথ চি 122, 

কি, 55 al রি 2 চা 

2 2 A A ৬৬ 

রা 

1) 

৪ 

9 

y 


তি 


১৬. তারা নিজেদের 'কসম'গুলোকে ঢাল বানিয়ে নিয়েছে । এর সাহায্যে তারা লোকদেরকে আল্লাহর পথ হতে 
ফিরিয়ে রাখে । এ কারণে তাদের জন্যে অপমানের আযাব রয়েছে। 

১৭. আল্লাহ হতে বাচাবার জন্যে না তাদের ধন-মাল কোন কাজে আসবে, না তাদের সন্তানাদি। তারা দোজখের 
বন্ধু, সেখানেই তারা চিরদিন থাকবে । 

তোমাদের সামনে করছে। আর মনে মনে ভাববে যে, এ দিয়ে তাদের কিছুটা কাজ সমাধা হয়ে যাবে । ভালভাবে 
জেনে নাও, তারা প্রথম শ্রেণীর মিথ্যাবাদী ৷ 

১৯, শয়তান তানের উপর প্রভাব বিস্তার করে বসেছে এবং সে খোদার স্মরণ তাদের দিল হতে ভুলিয়ে দিরেছে। 
এরা শয়তানের দলের লোক ! জেনে রাখ. শয়তানের দলের লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে। 


সহ ২ SS STE DED ENN A 


চুরি াখদদাশিিপি A ATT ELT. 


on POR Oa at aA 


t 
সস 


টির - ল্য সপ ০ আও স্পা পল, 
হজ on ea Tr RT SS TA odo Teen Ret Pe ৯ ০০ 


এপ্স 


২০১ পারা২৮ 


চিত C2 
পৃ বব এ গত অ এ ত ১৮%) ৯১৮ ৮৯১ ৮০১৯ ৪৮৩ ৯ a a Va সিট )৯ সিলিটা ৯ কাজ ১১ arAP ASAD Tar.y, "aT 


পেরুতে 5 টড রে 
9১১৭ 3 এগ 2৮5 2) 922 টি রত 
অধিক লাঞ্চিতদের অন্তৰ্ভূক্ত এসব লোক তাঁর রসূলের ও আল্লাহর টি যারা নিশ্য় 
৩7৪ G5 4) Ob ০১ 56658 4 HS 
পরাক্রমশালী শক্তিমান আল্লাহ নিশ্চয়ই আমাররসূলরা ও আমি বিজয়ীহব অবশ্যই আল্লাহ ১ 


তত 
FATED FE TAN AE A ENE লক 


EEA 222 / ৫১ টিতে: 7 

0 5১১% ১৯১ এক্গী 525 2% UH SS 

| (আবার তারা) টি আল্লাহর উপর লোকদেরকে রর 

র করে ডি ভি হিতে রি না 

i ° 224 3/ 29 | AAA WAI Ab Ir 8৪ 

[1৮১ এ OWE ঠ 2 পচ 2 20 2িজে ও 

1], আপের পুত্র বা তাদের পিতা তারাহয় যদিও এবং তাঁর রসূলের ও আল্লাহর বিরোধীভা(তাদেরসাথ) 

UR 2 টি 2৬ পাশ LA 9 26৫2 পা ৩৩ পু is 

115 ৬৬ ) রি i 

iD 2 ১, শি ইং 

Ib BSE (3 = ০৬), ১৮৪+৮৯৮৮ | (2৯) ঠা 

111] তাদের অন্তরসমূহের মধ্যে দৃড়মূল প্রসব লোক তাদের বংশ-পারি 

|b হ্‌ { ) পারবার বা তাদের ভাইয়েরা বা 

11. 1 2 

|] রি 5 2 রি 213 পোর্ট A A022, 2 

flO 3৯৯ ৮৪৬৬৩ ১ ৮০১৪ 25 পি ৩৪) ১ ৩৩৫৯ 

11] বাহিত হয় জান্নাতে তাদেরকে প্রবেশ এবং ভার পক্ষ রূহ দিয়ে তাদের শক্তিশালী ও ঈমান 

। করাবেন করেছেন 

1k 

iN 15554 23337 Lg ৫৮ 5 

It 1৮৮ 3 2০ 4 (2 1 ৩৬৯ 5) ১ (৩) 

fe el ও তাদেরপ্রতি আল্লাহ সন্তুষ্ট তারমধো তারা চিরকাল ঝর্ণাধারাসমূহ যার পাদদেশে 

হে হয়েছেন থাকবে 

K EE A227 32552 22 AS 8১৮ 
Our & 49) ৩০৯ &) শব ১৫) ১১৯ ৩৮১ ৯৫০৬ 

সফলকাম তারাই আল্লাহর দল নিশ্চয় জেনেরাখ আল্লাহর দলের এসব লোক ভারধতি 


২০. নিঃসন্দেহে লাঞ্রিততম লোক হল তারা যারা আল্লাহ এবং তার রসূলের সাথে বিরোধিতা করে। 
২১. আল্লাহতা'আলা লিখে দিয়েছেন যে, আমি এবং আমার রসূলরাই নিশ্চিতরূপে বিজয়ী থাকব। বস্তুতঃ আল্লাহ্‌ 
মহাপরাক্রমশালী সর্বজয়া ৷ 
২২. তোমরা কখনও এমন দেখতে পাবে না যে, আল্লাহ ও পরকালের প্রতি ঈমানদার লোকেরা কখনো তাদের 
তি ভালবাসা পোষণ করে যারা আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধতা করেছে- তারা তাদের পিতাই হোক, কিংবা 
টিন বিডি হভ্ন চক 
আল্লাহতা আলা ঈমান দৃঢ়মূল করে দিয়েছেন এবং নিজের তরফ হতে একটা "রুহ্‌' দান করে তাদেরকে 
শক্তিশালী করেছেন! তিনি তাদেরকে এমন সব জান্নাতে দাখিল করাবেন যে সবের নিম্নদেশে ঝর্ণা ধারা প্রবহমান 
হবে! তাতে তারা চিরদিন থাকবে । আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও সত্তুষ্ট হয়েছে তার প্রতি । 
এরাই আল্লাহর দলের লোক ৷ জেনে রাখ, আল্লাহর দলের লোকেরাই কল্যাণপ্রাপ্ত হবে। 
হু হু IASG TAAL: 


লুল 
9 


তে 25৯ 


এপস পিল সিসি সলনি বা সাত 


০ 


“a Var TATA) 


৯৯১৯০ 


১০৮০০৮০০৮৯৮ 


স্ 


৮০ 


শিং 


সর 


এ 


টি 


AS 


ভা মকা 
বিস্মিল্লাহির রাহমানির রাহীম 


পবিত্র কুরআনের বেশ কয়েকটি অনুবাদ ও তাফসীর ইতিমধ্যে বাংলা ভাষায় প্রকাশিত 
হয়েছে। এসব অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কুরআনের অর্থ অনুধাবন কর! অনেকাংশে 
সহজ হলেও আরবী ভাষায় কম অভিজ্ঞ লোকদের সরাসরি শব্দে শব্দে অর্থ বুঝার মত অনুবাদের 
অভাব রয়েছে। এ অভাব পূরণের উদ্দেশ্যে পবিত্র কুরআনের শাব্দিক অর্থ প্রকাশ করার চেষ্টা 
করেছি। ইতিপূর্বে সূরা আল ফাতিহা থেকে আলে ইমরান পর্যন্ত প্রথম ও শেষ পারা ১০ম 
খন্ড হিসেবে প্রকাশিত হয়েছে। এখন ৯ম খন্ডও প্রকাশিত হচ্ছে- আলহামদুলিল্লাহ। তবে শব্দার্থ 
দ্বারা অনেক সময় মুল বক্তব্য জানা সম্ভব হয় না তাই শন্দার্থের সাথে প্রখ্যাত ইসলামী 
চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রঃ)-এর তরজমা-এ-কুরআন থেকে নামকরণ, 
ভাব, শানেনুযূল, বিষয়বস্তু ও সর্থক্ষগ্ত টীকা সংযোগ করা হয়েছে। যাতে মর্মার্থ বুঝতে: 
অসুবিধা না হয়। 

পবিত্র কুরআনের শব্দগুলোর অর্থ চয়নের ক্ষেত্রে আমি প্রসিদ্ধ নির্ভরযোগ্য মুফাস্সীরগণের 
গ্রহ্ণীয় অর্থকে প্রাধান্য দিয়েছি। এক্ষেত্রে শাহ্‌ রফিউদ্দিন দেহলভী (রঃ) এর শাব্দিক অনুবাদ 
(উদ) তফসীর মাআরেফুল কুরআন (বাংলা অনুবাদ) ও ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের 
প্রকাশিত আল কুরআনুল করিম (বাংলা অনুবাদ) মাওলান| সাইয়েদ আবুল আ'লা মওদুদী (রঃ)- 
এর তাফহীমুল কুরআন (বাংলা অনুবাদ), মন্কাশরীফে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আরবী 
বিভাগের অধ্যাপক ডঃ আব্দুল্লাহ আব্বাস নদীর Vocabulary of the Holy Quran (আরবী- 
ইংরেজী) তাফসিরে জালালাইন ও মিশরের প্রখ্যাত মুফতি হাসানাইন মুহাম্মদ মখলুদের 
'কালিমাতূল কুরআন’-এর সহযোগিতা নিয়েছি। এ সত্বেও কোন ক্রটি যদি কোন গবেষকের 
সামনে ধর পড়ে তা অনুবাদককে অবহিত করতে অনুরোধ রইল। বিদেশে অবস্থানের কারণে 
মুদ্রণ জনিত ক্রটিও রয়ে গিয়েছে। আগামীতে তা সংশোধনের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। 

এই বঙ্গানুবাদ থেকে উপকৃত হওয়ার জন্যে বাংলা শন্দার্থগুলোকে ডান থেকে বামে বা বাম 
থেকে ডানে পড়ার পরিবর্তে আরবী শব্দের নীচে দেয়া বাংলা শব্দার্থ ও আয়াতগুলোর দেয়৷ 
ভাবার্থ পড়তে হবে। এভাবে শব্দার্থ ও ভাবার্থ বুঝে কিছুদূর অধ্যয়ন করতে পারলে পরবর্তীতে 
কুরআনের বাকী অংশের অর্থ অনুধাবন সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এর পরও পূর্ণ 
কুরআনের মর্ম অনুধাবনের জন্যে কোন নির্ভরযোগ্য তাফসীরের সহযোগিতা নেয়াই উত্তম হবে। 

এ কাজে জনাব মাওলানা সাঈদুর রহমান সাহেব সহ বেশ কিছু সংখ্যক সাথী ভাইয়ের 
সহযোগিতার কথা সকৃতজ্ঞচিত্তে উল্লেখ করছি। 

সব শেষে এ কাজে যা কিছু ক্রটি-বিচ্যুতি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি 
এবং আমার এ ক্ষুদ্ধ মেহনত যাতে আল্লাহ তায়ালা কবুল করেন তার জন্য তারই দরগায় 


কাতরভাবে মোনাজাত করছি। 
মতিউর রহমান খান 
খুলনা 


রবিউসসানি ১৪১৩ হি" 
অক্টোবর ১৯৯২ইং 


সূচী পত্ৰ 
সূরার নাম 
৫৯ সূরা হাশর 
৬০ সূরা মুমতাহিনা 
৬১ সূরা আস-ছফ 
৬২ সূরা জুমু’আ 
৬৩ সূরা আল মুনাফিকুন 
৬৪ সূরা আত তাগাবুন 
৬৫ সূরা আত তালাক 
৬৬ সূরা আত তাহরীম 
৬৭ সূরা আল মূলক 
৬৮ সূরা আল কালাম 
৬৯ সূরা আল হাক্কাহ 
৭০ সূরা আল মা’ আরিজ 
৭১ সূরা নূহ 
৭২ সূরা আল-ড্ববিন 
৭৩ সূরা আল মুযযামমিল 
৭৪ সূরা আল মুন্দাস্সির 
৭৫ সূরা আল কিয়ামাহ 
৭৬ সূরা আদ দাহর 
৭৭ সূরা আল মুরসালাত 


১০৬ 
১১৫ 
১২২ 
১২৯ 
১৩৯ 
১৪৬ 
১৫৭ 
১৬৫ 
১৭৪ 


পারা ২৮ 


২ 


৫৯ সূরা হাশর হ্‌ 


৫৩৩৩৩৩৩৩৩৮5 


রঃ LAA AA hd 
সুরা আল-হাশর 
নামকরণ 


৫ রত টপ রি 5 bd 22 চে ক টি 
সূরার দ্বিতীয় আয়াতের অংশ 2৯৯5০৯১৮2৩৮ AS 50521515586 0381 621 
এর "হাশর" শব্দটিকে এ সূরা'র নামরূপে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এ এমন সুরা যাতে “আল-হাশর' শব্দটি রয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


ও হাদীস-গ্ন্থে হযরত সাঈদ ইবনে জুবাইরের একটি বর্ণনা উদ্ধৃত হয়েছে তাতে বলা হয়েছেঃ আমি 
১০১০০ ৬১১০১১১০০৪৯ | তিনি বললেনঃ এ বনু-নযীর 
যুদ্ধ প্রসঙ্গে অবতীর্ণ হয়েছিল, যেমন বদর যুদ্ধ প্রসঙ্গে নাযিল হয়েছিল সূরা “আন্ফাল, ৷” হযরত সাঈদ ইবুনে ভুবাইরের 
অপর একটি বর্ণনায়, ইবনে আব্বাসের এ কথা উদ্ধৃত হয়েছে ঃ AAI ES US 
অর্থাৎ-সূরা হাশর না বলে বল ঃ ‘সূরা নযীর’ । মুজাহিদ, কাতাদাহ, যুহরী, ইবনে যায়দ, ইয়াধীদ ইবৃনে রুমান, 
মুহাম্মদ ইবনে ইসহাক প্রমুখ মনীষীগণও ৪০887875584 
যে-আহলি-কিতাব লোকদের বহিষ্কার করার কথা উল্লেখ হয়েছে, তা বনু-নযীর সম্পর্কেই বলা হয়েছে । 
ইবৃনে রুমান, মুজাহিদ ও মুহাম্মদ ইব্‌নে ইস্হাকের বক্তব্য হ'ল £ প্রথম হতে শেষ পর্যন্ত এই গোটা সুরাটিই বনু-নযীর 
যুদ্ধ সম্পর্কে অবতীর্ণ হয়েছে। 

কিন্তু প্রশ্ন হ’ল, বনু-নযীরের এ যুদ্ধটি কবে সংঘটিত হয়েছে? ইমাম যুহরী এ প্রসংগে ওরওয়া ইবৃনে যুবাইরের সুত্রে 
বর্ণনা করেছেন £ বদর যুদ্ধের ছ'মাস পর এ যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু ইব্নে সা'আদ, ইব্নে হিশাম ও বালাযুরীর বর্ণনায় 
এ ৪র্থ হিজরীর রবিউল-আউআল মাসে সংঘটিত হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে, আর এটাই ঠিক । কেননা 
সর্ববর্ণনাই এ ব্যাপারে একমত যে, বীরে মা'উনার মর্মান্তিক ঘটনার পর এ ঘটেছিল । আর বীরে মা'উনার ঘটনা যে বদর 
যুদ্ধের পরেই সংঘটিত হয়েছিল তা এঁতিহাসিক ভিত্তিতেই প্রমাণিত । 


এরতিহাসিক পটভূমি 


এ সূরায় আলোচিত বিষয়-বস্তু ভালোভাবে বুঝবার জন্যে মদীনা ও হেজাযের ইহুদীদের ইতিহাস সম্পর্কিত সম্যক 
তথ্য সামনে রাখা আবশ্যক | কেননা, এ ছাড়া ইহুদীদের বিভিন্ন গোত্রের ব্যাপারে নবী করীম (সঃ) যে নীতি অবলম্বন 
করেছিলেন তার প্রকৃত কারণ জেনে নেয়া সম্ভব নয় । আরবের ইহুদীদের কোন নির্ভরযোগ্য ইতিহাস দুনিয়ায় নেই। 
তাদের অতীত সম্পর্কে বিন্দুমাত্র আলোকপাত করতে পারে এমন কোন রচনা তারা কোন কিতাব কিংবা 
শিলালিপিরূপেও রেখে যায় নি । আর আরবের বাইরের ইহুদী এঁতিহাসিক ও শ্রন্থপ্রণেতাগণও আরব দেশের ইহুদীদের 
সম্পর্কে কিছুই উল্লেখ করে নি । এর কারণ স্বরূপ বলা হয়েছে যে, এ ইহুদীরা আরব উপদ্বীপে আসার পর তাদের 
স্বজাতির অন্যান্য লোকদের হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল । ফলে দুনিয়ার অন্যান্য ইহুদীরা তাদেরকে নিজেদের 
সমাজের ও স্বজাতির লোক বলে মনেই করতো না । কেননা তারা ইবরীয় সত্যতা, ভাষা এমনকি নামকরণও পরিহার 
করে সর্বক্ষেত্রে আরবতন্ত্র গহণ করে বসেছিল । হেজাযের প্রতুতন্্ পর্যায়ে যেসব শিলালিপি পাওয়া গিয়েছে, তাতে খৃষ্টীয় 
প্রথম শতাব্দীর পূর্বে আরব দেশে ইহুদীদের কোন নামচিহ্ন খুঁজে পাওয়া যায় না । আর এ সময়ও মাত্র কয়েকটি ইহুদী 
নামই পাওয়া যায় । এ কারণে আরব-বাসীদের মধ্যে মুখে মুখে প্রচারিত বর্ণনাসমূহের ওপরই আরব দেশীয় ইহুদীদের 
ইতিহাসের বেশীর ভাগ অংশ নির্ভরশীল | এরও অধিকাংশ বর্ণনা স্বয়ং ইহুদীদের নিজেদেরই প্রচারিত | হেজাযের 
ইহুদীদের দাবী ছিল-তারা সর্বপ্রথম হযরত মুসা'র জীবনকালের শেষ অধ্যায়ে এ দেশে এসে বসবাস শুরু করেছিল। এর 
কাহিনী বর্ণনা প্রসংগে তারা বলতো হযরত মুসা (আঃ) ইয়াসরিব অঞ্চল হতে আমালিকাদেরকে বহিষ্কৃত করার উদ্দেশ্যে 
এক সৈন্য বাহিনী প্রেরণ করেছিলেন এবং তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে, এ জাতির একটা লোককেও যেন জীবিত 
V রাখা না হয় । বনী ইসরাঈলীয় এ সৈন্য বাহিনী এখানে এসে নবীর আদেশকে বাস্তবায়িত করে । কিন্তু আমালিকা- 


| শপত শত ডু 


৩ 


52৩4 ৫ ASC DDD DDD DTT DDT DD DTD 


১১০৩ 


টু 


পিস 


৮০ 


৯৮০৯৭ 


২১, 


০০১৯৯৯৯৯৯১১ 


৩৩৩ 


৩ 


৫৫৫৩৩৩55255 


৫৯ সূরা হাশর ৬ পারা ২৮ 
০৩০৩ 
A নিয়েতারা | 
বাদশাহর একটি পুত্র ছিল খুবই সুশ্রী-সুদর্শন । তাকে তারা মারলো না, জীবিত রেখে দিল এবং তাকে সঙ্গে 

A ফিলিস্তিনে ফিরে গেল | এ সময় হযরত মৃসা'র ইন্তেকাল হয়ে গিয়েছিল | তাঁর স্থলাতিষিস্তরা তাদের প্রতি খুবই 
অসন্তোষ প্রকাশ করলেন এবং বললেন, একজন আমালেকীকেও জীবিত রাখা নবীর নির্দেশ ও মূসা প্রদত্ত শরীঅতের 
সম্পূর্ণ বিরুদ্ধতা ও অমান্যতার অপরাধ ৷ এ কারণে তাঁরা এ বাহিনীর লোকদেরকে নিজেদের জামা'আত হতে বের করে 
দিলেন । ফলে তারা ইয়াসরিব প্রত্যাবর্তন করতে ও এখানেই বসবাস করতে বাধ্য হয়েছিল । (-কিতাবুল-আগানী ১৯. 
খন্ড, ৯৪ পৃষ্টা ) | এর পরিপ্রেক্ষিতে আরবের ইহুদীদের দাবী ছিল - তারা খৃষ্টপূর্ব চারশ’ বছর হতে এদেশের বাসিন্দা । 
কিন্তু প্রকৃতপক্ষে এ কাহিনীর মূলে কোন এতিহাসিক প্রমাণ নেই । সম্ভবতঃ এ কাহিনী তারা মনগড়াভাবে প্রচার করে 
দিয়েছিল, যেন আরবদের তুলনায় নিজেদেরকে প্রাচীন বংশজাত ও উচ্চতর বংশসস্ভুত প্রমাণ করে অন্যান্য সকলের ওপর 
নিজেদের প্রাধান্য স্থাপন করতে পারে। 


এদেশে ইহুদীদের আগমন আরও একবার সংঘটিত হয়। স্বয়ং ইহুদীদের দাবী অনুযায়ী তা খুষ্টপূর্ব ৫৮৭ সনের কথা। 
বেবিলনের সম্রাট বখৃতানাসার বায়তুল মাক্দিসকে ধ্বংস করে ইহুদীদেরকে সারা দুনিয়ায় বিক্ষিপ্ত করে দিয়েছিল । 
আরবের ইহুদীরা বলতো, ধা Sd n.d lS 
পুনর্বাসিত হয়েছিল । ফেঁতুহুল বুলদান- বালাদরী | কিন্তু এরও কোন এতিহাসিক পাওয়া যায় না । এরূপ 
কাহিনী প্রচার করেও যে তারা নিজেদের প্রাধান্য বিস্তার করতে চেয়েছিল তা মনে করা কিছুমাত্র অমূলক নয় । 


বস্তুতঃ এ পর্যায়ে যে কথাটি প্রমাণিত ও প্রতিষ্ঠিত, তা হ’ল ৭০ খৃষ্টাব্দে রোমানরা যখন ফিলিস্তিনে ইহুদীদেরকে 
পাইকারীতাবে হত্যা করতে শুরু করেছিল এবং পরে ১৩২ খৃষ্টাব্দে তাদেরকে এ ভূখন্ড হতে সম্পূর্ণরূপে বহিষ্কৃত 
করেছিল সে সময় অসংখ্য ইহুদী গোত্র হেজায অঞ্চলে এসে আশ্রয় গ্রহণ করেছিল । কেননা এ অঞ্চলটি ফিলিস্তিন হতে 
দক্ষিণ দিকে অতি নিকটেই অবস্থিত । এখানে এসে তারা যেখানে যেখানে পানির সঞ্চয় ও শস্য-শ্যামল বনতুমি ছিল সে 
সব স্থানেই অবস্থান করেছিল । পরে তারা নানা কৌশল ও ষড়যন্ত্র করে এবং সৃদী কারবারের সুযোগে এ সব স্থানের 
ওপর স্থায়ী আধিপত্য বিস্তার করে বসেছিল । আইলা, মাক্না, তাবুক, তাইমা, ওয়াদিউল-কৃরা, পাদাক ও খায়বার-এর 
ওপর তাদের আধিপত্য এ সময়েই প্রতিষ্ঠিত হয়েছিল । আর বনুকুরাইজা, বনু-নযীর, বনু বাহদল ও বনু কাইনুকা প্রভৃতি 
গোত্রগুলিও এ সময়ই এসে ইয়াসরিব এলাকা দখল করে বসে । 


ইয়াসরিব এলাকায় বসবাস গ্রহণকারী গোত্রসমূহের মধ্যে বনু নযীর ও বনু কুরাইজা বিশিষ্ট মর্যাদার অধিকারী ছিল । 
কেননা তারা পুরোহিত বা গণকঠাকুর (Prie5t5 01 0017619) শ্রেণীর লোক ছিল | ইহুদীদের সমাজে তাদেরকে উচ্চ 
বংশজাত মনে করা হ'ত ৷ তাদের নিজস্ব সমাজের ওপর ধর্ম-আত্মীয় কর্তৃত্ব তাদের করায়ন্ত ছিল! এরা যখন 
মদীনায় (ইয়াসরিব) এসে বসবাস শুরু করেছিল, তখন তথায় অন্যান্য কয়েকটি আরব গোত্রও বাস করতো । ইহুদীরা 
তাদেরকে নিজেদের অধীন বানিয়ে নিয়েছিল এবং কার্যত. তারাই সে শস্য-শ্যামল সবুজ শোভাকাঙ্থিত অঞ্চলের মালিক ' 
হয়ে বসেছিল । এর প্রায় তিনশ' বৎসর পর ৪৫০ কিংবা ৪৫১ খৃষ্টাব্দে ইয়েমেনের সেই মহা-প্লাবনের ঘটনা সংঘটিত হয় 
যার উল্লেখ সূরা 'সাবা'র দ্বিতীয় রুকু’তে করা হয়েছে । এ প্লাবনের কারণে “সাবা জাতির বিভিন্ন গোত্র ইয়েমেন হতে বের 


2৯০০৮ 


১৯৯৯৯ 


37৩752৩7৩৩5 


DD 


৩৩৩ 


3৯ 


২০৫ 


ও 


CSE SSS TS ADD TDD TD TDD 


কিং 


৯৯ 


vd 

Ww 

ৰং 

Y 

W হয়ে আরবের বিস্তীর্ণ’ অঞ্চলে ছড়িয়ে পড়তে বাধ্য হয় | গ্যাস্সানীরা সিরিয়ায়, লাখ্মীরা হীরায় (ইরাকে), বনু খুজায়া Y 
Y জিদ্দা ও মন্কার মধ্যবর্তী স্থানে এবং আওস ও খাজরাজরা ইয়াসরিবে বসবাস করতে থাকে । ইয়াসরিবে যেহেতু ইহুদীরা 
আগে হতেই প্রভাব ও কর্তৃত্ব স্থাপন করে রেখেছিল, সে কারণে তারা প্রথম দিক দিয়ে আওস ও খাজরাজকে নিজেদের Y 
Y কর্তৃত্ব চালাবার কোন সুযোগ দিল না । ফলে এ দুটি আরব গোত্র-ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক- অনূর্বর ও বন্ধ্যা জমির এ] 
] ওপর আশ্রয় গ্রহণে বাধ্য হয়েছিল । সেখানে তাদেরকে জীবন-ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী খুব কষ্টের সঙ্গেই সংগ্রহ A 
১] করতে হ'ত । শেষ পর্যন্ত তাদের গোত্র-সরদারদের মধ্য হতে একজন গ্যাস্সনী, ভাইদের নিকট সাহায্য চাওয়ার A 
N উদ্দেশ্যে সিরিয়া গমন করলো এবং সেখান হতে একটি সৈন্য বাহিনী ডেকে এনে ইহুদীদের শক্তি কিছুটা খর্ব করে দিল । 2 
WY এবং এভাবে ইয়াসরিবের আওস ও খাজরাজের নিরংকৃশ কর্তৃত্ব স্থাপিত হ'ল | ফলে বনু নজীর ও বনু কুরাইজা- | 
(| ইহুদীদের এ দুটি বড় গোত্রকে শহরের বাইরে গিয়ে বসবাস গ্রহণ করতে বাধ্য করা হ’ল তৃতীয় গোত্রের নাম ছিল বনু- Y 
উট] ক্যইনুকা । এদের ছিল উপরোক্ত দুটি গোত্রের সাথে ভয়ানক অমিল ও মনোমালিন্য । এ কারণে এরা শহরের মধ্যেই V 
J অবস্থান করতে লাগলো । কিন্তু শহর-ত্যন্তরে বসবাস করার জন্য খাজরাজ গোত্রের আশ্রয় গ্রহণ করতে হ'ল । এর | 
] 2 YY 
9 


& 


৫552255552৫ 


পি 


৫৯ সূরা হাশর ৭ পারা ২৮ 
ৰ ত ১৯০০০২০১০০০০০ 


বসবাস করতে পারে । নবী করীমের (সঃ) মদীনা আগমনের পূর্বে হিজরতের শুরু সময় পর্যন্ত সাধারণ ভাবে হেজাযের 
এবং বিশেষভাবে ইয়াসরিবের ইহুদীদের মোটামুটি পরিচয় নিশ্ররূপ ছিল £ 

- ভাষা, পোশাক-পরিচ্ছদ ও সভ্যতা-সংস্কৃতির দিক দিয়ে তারা পুরোপুরিভাবে আরবীয় ভাবধারা গ্রহণ করেছিল । 
এমনকি, তাদের অধিকাংশের-ই নামকরণও আরবী হয়ে গিয়েছিল | হেজাযে যে ১২টি ইহুদী গোত্র বসতী স্থাপন 
করেছিল তন্মধ্যে বনু জায়ুরা ব্যতীত অন্য কোন গোত্রের নাম ইবরীয় ভাষায় রাখা হ’ত না । তাদের মুষ্টিমেয় কয়েকজন 
আলেম ছাড়া ইবরানী ভাষা আর কেউ জানতও না । জাহেলিয়াতের যুগের ইহুদী কবিদের যে কাব্য-গাথা পাওয়া যায়, 
তার তাষা, বিষয়বস্তু ও চিন্তাধারা আরব কবিদের কাব্য-গাথা হতে ভিন্নতর কিছু ছিল না। তাতে এমন কিছু পাওয়া 
যায় না যার দৌলতে তারা স্বতন্ত্র কোন বৈশিষ্ট্যের অধিকারী ছিল বলে মনে করা যেতে পারে । তাদের ও আরবদের মাঝে 
বিবাহ-শাদীর সম্পর্কও স্থাপিত হয়েছিল । বস্তুতঃ দ্বীন ছাড়া অন্য কোন দিক দিয়ে তাদের ও সাধারণ আরবদের মাঝে 
কোন পাৰ্থক্যই ছিল না । কিন্তু এ সব সত্তেও তারা আরবদের মধ্যে সম্পূর্ণরূপে লীন হয়ে যায়নি । তারা কঠোর সতর্কতা 
ও যতু সহকারে নিজেদের ইহুদী আত্মাতিমানকে অক্ষুন্ন রেখেছিল । বাহ্যতঃ আরবত্ব তারা গ্রহণ করেছিল কেবলমাত্র এ 
জন্যে যে, তা না করলে তারা আরবদের মধ্যে তিষ্টিতেই পারতো না। 


- তাদের এ আরবত্ গ্রহণের ফলে ইউরোপীয় প্রাচ্যবিদরা মস্তবড় ভূল বোঝা-বৃঝির মধ্যে পড়ে গিয়েছেন । তাদের 
মধ্যে এ ভুল ধারণার সৃষ্টি হয়েছে যে, এরা বুঝি বনী-ইসরাঈলের অন্তর্ভুক্ত ছিল না । তারা মনে করেছেন, এরা বুঝি 
ইহুদী ধর্ম গ্রহণকারী আরব ছিল, কিংবা অন্ততঃ তাদের অধিকাংশই'বুঝি আরব-_ইহুদী ছিল ! কিন্তু ইহুদীরা যে হেজাযে 
কখনও ধর্ম প্রচারমূলক কাজ করেছে, অথবা তাদের ধর্ম পন্ডিতরা খৃষ্টান পাদ্রী ও মিশনারীদের ন্যায় আরবদেরকে কখনও 
ইহুদী ধর্ম গ্রহণ করার আহবান দিয়েছে তার কোন এঁতিহাসিক প্রমাণ নেই । পক্ষান্তরে আমরা দেখছি, তাদের মধ্যে 
ইসরাঈলী হওয়ার তীব্র আত্মাভিমান এবং বংশীয় অহংকার ও গৌরববোধ প্রচন্ডভাবে বর্তমান ছিল । আরবদেরকে তারা 
'উত্মী' (039110185) বলতো | এর অর্থ কেবল 'পড়া-লেখাহীন'ই নয় বর্বর ও মূর্খও | তাদের বিশ্বাস ছিল, 
ইসরাঈলীদের যে মানবীয় অধিকার আছে তা এদের নেই । এদের ধন-মান বৈধ-অবৈধ যে কোন উপায়ে কেড়ে নেয়া, 
ভোগ করা ইসরাঈলীদের জন্য সম্পূর্ণ হালাল ও পবিত্র । তারা আরব সরদারদের ছাড়া সাধারণ আরবলোকদেরকে ইহুদী 
ধর্মে দীক্ষিত ক'রে তাদের সমান মর্যাদায় অভিষিক্ত করার যোগ্য আদৌ মনে করতো না । কোন আরব গোত্র কিংবা বড় 
কোন আরব বংশ যে ইয়াহুদী ধর্ম গ্রহণ করেছে ইতিহাসে তার না কোন প্রমাণ পাওয়া যায়, না আরব প্রচলনের মধ্যে 
এমন কোন সাক্ষ্য পাওয়া যায় । কতিপয় বিচ্ছিন্ন ব্যক্তি যে ইহুদী হয়েছিল, তার উল্লেখ অবশ্য পাওয়া যায় । আর আসলেও 
ধর্ম প্রচার অপেক্ষা নিজেদের কাজ-কারবারের দিকেই ইহুদীদের সর্বাধিক লক্ষ্য নিবদ্ধ ছিল। এ কারণে হেজাযে ইহুদীবাদ 
একটা ধর্ম হিসাবে কখনো বিস্তার লাভ করেনি । তা কতিপয় ইস্রাঈলী গোত্রের গৌরব ও আতআ্মাতিমান প্রকাশের মূলধন 
হয়েছে। তবে ইহুদী আলেমরা দো”আতাবীজ-তৃমার, ফাল লওয়া ও যাদূর কারবারে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছিলেন । 
এর কারণে আরব সমাজে তাদের ‘ইলম’ ও আমলের একটা প্রতাপ বর্তমান ছিল। | 


১০৯১০৯৯৯০৩৩ 


-অর্থনৈতিক দিক দিয়ে গোত্রসমূহের তুলনায় তাদের অবস্থা অত্যন্ত মজবুত ছিল । যেহেতু তারা ফিলিস্তিন ও 
সিরিয়ার অধিক সুসভ্য এলাকা হতে এখানে এসেছিল, এ কারণে তারা এমন সব শিল্প বিষয়ে দক্ষতা সম্পন্ন ছিল, যা 
আরবদের মধ্যে প্রচলিত ছিল ন! | বাইরের জগতের সংগে তাদের ব্যবসায়ী সম্পর্কও বিদ্যমান ছিল । এ সব কারণে 
ইয়াসরিব ও হেজাযের উত্তর অঞ্চলে শস্য আমদানি এবং এখান হতে খেজুর রফতানি করার বাণিজ্য তাদেরই করায়ত্ব 
হয়েছিল । মোরগ পালন ও মাংস শিকারের ক্ষেত্রেও তাদের প্রাধান্য ছিল ৷ বয়ন শিল্পের কাজও কেবল তারাই করতো | 
স্থানে স্থানে মদ্যপানের আডছাও তারাই বসিয়েছিল। সে সব কেন্দ্রে তারা সিরিয়া হতে মদ্য আমদানি করে বিক্রয় করতো। 
বনু কায়নুকা গোত্রের লোকেরা বেশীর ভাগই স্বর্ণকার, কামার ও তৈজসপত্র নির্মাণকারী ছিল । এ সমস্ত কাজ-কারবারে 
ইহুদীরা অস্বাভাবিক পরিমাণে মুনাফা. লুট করতো । কিন্তু তাদের সর্বাপেক্ষা বড় কারবার ছিল সুদখুরীর | চারপার্শের 
সমস্ত আরব জনতাকে তারা সুদী কারবারের জালে জড়িয়ে ফেলেছিল । 

বিশেষ করে আরব গোত্রসমূহের সরদার ও শেখরা-এ জালে ফেঁসে গিয়েছিল, কেননা কর্জ নিয়ে বিলাসিতা ও 
জীকজ”মক করার রোগে এরা মারাত্মকভাবে আক্রান্ত হয়ে পড়েছিল । তাদেরকে মোটা হারের সুদে কর্জ দেয়া হত এবং 
সৃদের-চক্র বৃদ্ধি হারে সুদ ধার্য হত | অবস্থা এমন ছিল যে, এর জালে একবার কেউ জড়িয়ে পড়লে তা হতে যুক্তি 
পাওয়া সম্ভবপর হ'ত না | এভাবে ইহুদীরা আরবদেরকে অর্থনৈতিক দিক দিয়ে সম্পূর্ণরূপে অন্তঃসারশুন্য করে 


৫৫3৬৩5552০১ 


৫৫৫৫৪৫৫৫৩৩৩ 


CALA 


২৬২৩২২০২৬০১ ০১৩ 


পুত 


ি৬৫3৩৩তি 


শি 


৩২২৩০০০১০০৫ 


গু 


RE 


“কিস 


হু 


২, 


শি 


A 


SEES REET RTT ST TST ST RRL RELL TE TTT TTS 


f ফেলেছিল । এর স্বাতাবিক প্রতিক্রিয়া এ ছিল যে, সাধারণভাবে আরবদের মনে তাদের বিরুদ্ধে প্রবল হিংসা ও বিদ্বেষের 
আগুন তীব্রভাবে ভ্বলছিল। 

-আরবদের মধ্যে কারও বন্ধু হয়ে অপর কারও সঙ্গে অমিল ও মনোমালিন্যের সৃষ্টি না করা এবং আরবদের 
পারস্পরিক লড়াই-ঝড়গায় কোনরূপ অংশ গ্রহণ না করাই ছিল তাদের ব্যবসায়িক ও অর্থনৈতিক স্বার্থানৃকূল নীতি । 
অন্যদিকে এও তাদের স্বার্থানাকুল ছিল যে, তারা আরবদেরকে এক্যবদ্ধ হতে দিবে না বরং তাদেরকে পারস্পরিক 
লড়াই-ঝগড়ায় লিপ্ত রাখবে | কেননা তারা জানতো যে, আরবগোত্রগুলি পরস্পর এক্যবদ্ধ হলেই তারা মুনাফাখুরী ও 
সুদখুরী করে যে বিপুল সম্পদ-সম্পত্তি, বাগ_বাগিচা ও শস্য-শ্যামল জমি-জায়গা করায়ন্ত করেছে, তা হতে 
তাদেরকে উৎখাত হতে হবে । উপরন্তু নিজেদের রক্ষণাবেক্ষণের জন্যে তাদের প্রত্যেক গোত্রকে কোন-না-কোন 
শক্তিশালী আরব গোত্রের সঙ্গে মিত্রতার সম্পর্কও স্থাপন করতে হবে- যেন অপর কোন পরাক্রমশালী গোত্র তাদের ওপর 
কোনরূপ আক্রমণ চালাতে না পারে। এ কারণে তারা আরব গোত্রসমূহের পারস্পরিক লড়াই ঝগড়ায় বারংবার যে কেবল 
অংশ গ্রহণ করতে বাধ্য হয়েছে তাই নয়, অনেক সময় তাদের এক ইহুদী গোত্রকে স্বীয় মিত্র আরব-গোত্রের সঙ্গে 
মিলিত হয়ে অপর এক ইহুদী গোত্রের সঙ্গেও যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে, কেননা সেই ইহুদী গোত্রটি অপর এক 
আরবগোত্রের সঙ্গে মিত্রতা স্থাপন করে নিয়েছিল ও সে কারণে উক্ত মিত্র আরব গোত্রের সঙ্গে একত্রিত হয়ে যুদ্ধে 
অবতীর্ণ হতে বাধ্য হয়েছিল । ইয়াসরিবে বনু কুরাইজা ও বনু নযীর 'আওস্‌, গোত্রের মিত্র ছিল । আর বনু কাইনুকা ছিল 
খাজরাজের মিত্র । হিজরাতের কিছুকাল পূর্বে 'আওস” ও খাজরাজের মধ্যে 'বুয়াস' নামক স্থানে যে রক্তক্ষয়ী লড়াই 
সংঘটিত হয়েছিল, তাতে এ ইহুদীরা নিজ নিজ মিত্র গোত্রের সঙ্গে মিলিত হয়ে শতুগোত্রের সঙ্গে লড়াইয়ে লিপ্ত হয়েছিল৷ 

এরূপ অবস্থার মধ্যে মদীনায় ইসলাম উপস্থিত হ'ল | শেষ পর্যন্ত তথায় নবী করীমের (সঃ) আগমনের ফলে ও তার 
পরে ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপিত হয় | এ রাষ্ট্র প্রতিষ্ঠিত করার পর তিনি সর্বপ্রথম যে কাজ করলেন, তন্মধ্যে একটি 
ছিল এই যে, আওস ও খাজরাজ এবং মুহাজিরদের সমন্বয়ে একটি ভ্রাতৃসংঘ রচনা করলেন। আর দ্বিতীয় ছিল এই যে, 
এই মুসলিম সমাজ ও ইহুদীদের মধ্যে সুস্পষ্ট শর্তের ভিত্তিতে একটি চুক্তি স্বাক্ষরিত করলেন | তাতে পরিষ্কার ভাষায় 
লিখে দিলেন যে, কেউই অপর কারও অধিকারের ওপর হস্তক্ষেপ করবে না । আর বহিঃশত্ুর মুকাবিলায় এরা সকলে 
এক্যবদ্ধ হয়ে লড়াই করবে, প্রতিরক্ষামূলক কাজে নিযুক্ত হবে। এগুলিই হ'ল এ চুক্তি নামার কয়েকটি গুরুত্বপুর্ণ অংশ | 
এ হতে স্পষ্টভাবে জানা যায় যে, ইহুদী ও মুসলমানরা পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে নিন্নোদৃত বিষয়গুলির দায়িত্ব হণ 
করেছিল £ 


১১১৯৯১৯১৯১১ ৯৯৯৯) 


SS 


SSS 


সে ০ 


দু 


2523 


০০০০৯৮১৯৯৯৩ 


৫১১২২০০০০১৩ 


PEELE EEE 


১১১০, 


ADS 


SN 


camalllis lob uir padi an ০ --৯০০১০০০৭1৬০৯-০৮৯৯৩০৩। 
৩। 5 2১৯৬১/৬৭1০৬ 1০9১০৩০৮৩০১ Slo axe ৩ alla ol 


ne algal ira eI mr ০৮৯ 23202 ‘al pl b Md OY 25031 


১১১14 ৮৯৯০৩১৩৮১৮৪০৩০৬৪)১। ৬৩৩৯৫ Lill ৩৯০৯1৩০৯৪০৬ ৩৪০৩ 


{ 
০৯০৯৯৩১৬৮৭1 ০৯৫০ ols bro ৬ ১১৩৪০৯০9০০5 ১০০০৩ এ১০/৮১১ me 15 
(1১ — Nef ৮শ-৮৮৩১ ০) ১৯২৯৬৩১০৯৭৩ pial Gr 


৩৩৬০৬০৬5৩2৩ 


টা 


৫৩৩৫৩৬৬৩৫2৩ ৫৩৫২০২৩৩৫২২ ১৯১১৯৯২৯১১১ 


৫৩৩৫৩৩৫৩৩2৬ 


টা 


এত 


সপ 


৩৩25552575১ 


A 
h 
A 
A 
n 
মী 
A 
€ 


( 


৯ পারা ২৮ 
ত 


১৯৯৯) 


ইহুদীরা নিজেদের ব্যয় বহন করবে, আর মুসলমানরা নিজেদের । . 

এ চুক্তির অংশীদাররা আক্রমণকারীর মুকাবিলায় পরস্পরকে সাহায্য করতে বাধ্য থাকবে। | 

তারা নিষ্ঠা ও ধক্যান্তিকতা সহকারে পরস্পরের কল্যাণ ও মংগল কামনা করবে | তাদের মধ্যে কল্যাণ ও 
অধিকার পৌছে দেয়ার সম্পর্ক থাকবে, গুনাহ ও সীমালংঘনমূলক কাজের সম্পর্ক থাকবে না । 

কেউ নিজের মিত্রের সংগে কোনরূপ খারাপ ব্যবহার করবে না । 
মযলুম-নির্যাতিত ও অত্যাচারিতের সাহায্য করতে হবে । 

যুদ্ধ চলতে থাকা পৰ্যন্ত ইহুদীরা মুসলমানদের সঙ্গে মিনিতভাবে তার ব্যয়-ভার বহন করবে। 

এ চুক্তির অংশীদারদের প্রত্যেকেরই পক্ষে ইয়াসরিবে কোন প্রকারের অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করা সম্পূর্ণ হারাম। 

এ চুক্তিতে স্বাক্ষরকারীদের পরস্পরের মধ্যে যদি এমন কোন ঝগড়া বা মতবিরোধের সৃষ্টি হয় যাতে কঠিন 
বিপর্যয় সৃষ্টি হওয়ার আশংকা হতে পারে, তা হলে তার মীমাংসা আল্লাহর বিধান অনুযায়ী মুহাম্মদ (সঃ) করবেন। 
কুরাইশ ও তাদের মিত্র সাহায্যকারীদের কিছু মাত্র প্রশ্রয় দেয়া হবে না। 

ইয়াসরিবের ওপর যেই আক্রমণ করবে, তার মুকাবিলায় চূক্তি-স্বাক্ষর কারীরা পরস্পরের সাহায্য করবে । প্রত্যেক 
পক্ষ নিজের দিকের প্রতিরক্ষামূলক দায়িত্ব পালনে বাধ্য থাকবে। | 
বস্তুতঃ এ এক সুস্পষ্ট ও অকাট্য চুক্তিনামা ছিল। এর শর্তাবলী ইহুদীরা নিজেরা মেনে নিয়েছিল | কিন্তু খুব বেশী দিন 
যেতে না যেতেই তারা নবী করীম (সঃ), ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শবুতামূলক আচরণ করতে শুরু করে দিল । 
তাদের এ শত্ুতা উত্তরোত্তর তীব্র ও প্রকট হয়ে উঠতে শুরু করলো | এর মূলে তিনটি বড় বড় কারণ নিহিত ছিল ৪- 


৯১০১৮৯১৯৯৮১ 


SSS DOD DTT DOTA DD 
! 


৩ 


bs 


একটি এই যে, তারা নবী করীম (সঃ) কে নিছক একজন ‘নরপতি’ রূপেই দেখতে চেয়েছিল । তিনি তাদের সঙ্গে 
শুধুমাত্র একটি রাজনৈতিক চুক্তি করেই ক্ষান্ত হবেন এবং নিজের .লোকজনের কেবল বৈষয়িক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদির 
মধ্যেই ব্যস্ত থাকবেন, এই ছিল তাদের ধারণা । কিন্তু তারা দেখলো, তিনি তো আল্লাহ, পরকাল, নবৃয়্যত-রিসালাত ও 
খোদার কিতাবের প্রতি ঈমান আনার দা’ওয়াত দিতেছেন (এতে অবশ্য স্বয়ং তাদের নিজেদের নবী-রসূল ও কিতাবের. 
প্রতি ঈমান আনার দা” ওয়াত-ও শামিল রয়েছে- এবং গুনাহ-নাফরমানী পরিত্যাগ করে খোদার সেইসব আইন-বিধান' 
পালন করার ও সেইসব নৈতিক সীমা রক্ষার বাধ্যবাধকতা গ্রহণের দা'ওয়াত দিচ্ছেন- যেগুলির দিকে স্বয়ং তাদের নবী- 
রসূলগণ-ও নিজ নিজ যুগে দুনিয়াবাসীকে আহবান জানাতেন | কিন্তু এ জিনিসই ছিল তাদের পক্ষে অসহনীয় । তাঁরা 
আশংকাবোধ করলো যে, এ বিশ্বজনীন (//6152) আদর্শতিত্তিক আন্দোলন যদি অব্যাহতভাবে চলতে থাকে, তাহলে 
তার প্রচন্ড গতিবেগ তাদের বন্ধ্যা-ধার্মিকতা ও তাদের বংশতিত্তিক জাতীয়তাকে তৃণখন্ডের ন্যায় ভাসিয়ে নিয়ে যাবে । 


১৩৩৩৩ 


HA 


১৯ 


১৩৩০২৩০২০৩৩ 


দ্বিতীয় এই যে, আওস, খাজরাজ ও মুহাজিরদেরকে পরস্পরের ভাই হতে দেখে এবং আশে-পাশের আরব 
গোত্রসমূহ হতে যারাই ইসলাম কবুল করে তারাও যে মদীনার এই ইসলামী ত্রাতৃত্বে শামিল হয়ে একই মিল্লাতের শরীক 
হয়ে যাচ্ছে তা দেখে তাদের তয় হ'ল যে, নিজদের নিরাপত্তা ও স্বার্থরক্ষার উদ্দেশ্যে আরব গোত্রসমূহের মধ্যে ভাঙ্গন ও 
মনোমালিন্য সৃষ্টি করে উদ্দেশ্য সাধনের যে নীতি তারা শত শত বছর ধরে অনুসরণ করে আসছে, এ নৃতন পরিবর্তিত 
পরিস্থিতিতে তা বোধ হয় আর চলতে পারবে না । এখন বরং তাদেরকে আরবদের এক সম্মিলিত শক্তির সম্মুখীন হতে 
হবে । এ শক্তির মুকাবিলায় তাদের হীন অপকৌশল আর চলতে পারবে না । 


তৃতীয় এই যে, নবী করীম (সঃ) সমাজ ও সভ্যতা-সংস্কৃতির যে সংশোধনী কার্য পরিচালনা করছেন, ব্যবসা- 
রাণিজ্য ও পারস্পরিক লেন-দেনের তি ৮৮7১117২৮১২ পরম | 
সর্বোপরি, সুদকে তিনি না-পাক উপার্জন ও হারামখুরী বলে ঘোষণা করেছেন | তাদের ভয় ছিল, আরব জনগণ যদি নবী 
করীমের (সঃ) নেতৃত্ব ও শাসন কতৃত্ব মেনে নেয় তাহলে তিনি তো সুদকে আইনের বলে বন্ধ করে দিবেন । আর তাতে 
তাদের (ইহুদীদের) অর্থনৈতিক মৃত্যু ছিল সুনিশ্চিত । 


REREAD EDS 


A SS nD EE A ARRAS SST ACSC a0 DD DDT TONED TDS TDS 


PS 
I 
UV 
bs 


শব্দ-৯/৯-_ 


০০০১১ TT TARA RATT TST 
তাদেরকে অবরুদ্ধ করলেন । মাত্র কয়েক দিন পর্যন্ত অবরোধ চলবার পর (কোন কোন বর্ণনা মতে ছ'দিন, আর কোন A 
কোনটির মতে পনের দিন ) তারা মদীনা ত্যাগ করে চলে যেতে বাধ্য হ'ল এ শর্তের ভিত্তিতে যে, অস্ত্রশস্ত্র ছাড়া আর যা 
কিছুই তারা নিজেদের উটের পিঠে বোঝাই করে নিয়ে যেতে পারবে, তা নিয়ে যাবে ৷ ইহদীদের এ ঘিতীয় দুষ্ট ও 
দৃষ্ৃতকারী গোষ্ঠীর অধিষ্ঠান হতে মদীনার ভূমিকে মুক্ত করা এতাবেই সম্ভবপর হয়েছিল । তাদের মধ্যে মাত্র দুইজন 
লোক মুসলমান হয়ে মদীনায় থেকে গেল । অবশিষ্টরা সিরিয়া ও খায়বরের দিকে চলে গেল । বর্তমান সুরায় এই ঘটনাই 


আলোচিত হয়েছে। ্‌ 
বিষয়বস্তু ও মূল বক্তব্য 


ইতিপূর্বে যেমন বলা হয়েছে, বনূ-নযীর যুদ্ধের পর্যালোচনাই এ সূরার বিষয়বস্তু । মোটামুটি চারটে বিষয় এ সূরাটিতে 
আলোচিত হয়েছে ঃ 

১" প্রথম চারটি আয়াতে দুনিয়াবাসীকে বনু-নযীরের সদ্য লব্ধ অভিজ্ঞতার কথা জানিয়ে পরিণতি সম্পর্কে সাবধান 
করা হয়েছে । তারা ছিল একটি বিরাট গোষ্ঠী বা গোত্র | জনসংখ্যা সে সময়কার মুসলমানদের সংখ্যা হতে কিছুমাত্র 
কম ছিল না । সামরিক অন্ত্রশ্ত্রও তাদের ছিল বিপুল পরিমাণ | তাদের দুর্গসমূহও ছিল অত্যন্ত মজবুত ও সুদৃঢ় । কিন্তু 
এতদসত্তেও মাত্র কয়েক দিনের অবরোধ সহ্য করা তাদের পক্ষে সম্ভবপর হ’ল না ! এবং কোন এক ব্যক্তির হত্যাকান্ড 
সংঘটিত হওয়া ছাড়াই শত শত বছরের অধিবাস ত্যাগ করে নির্বাসন দন্ড গ্রহণের জন্য প্রস্তুত হ'ল । এ প্রসংগে 
আল্লাহতা'আলা এরশাদ করেছেন £ এ মুলত মুসলমানদের শক্তি সামর্থ্যের ফলশ্রণতি নয় । এর আসল কারণ এ ছিল যে, 
ইহুদীরা আল্লাহ ও তাঁর রসূলের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছিল । আর যারাই আল্লাহর শক্তির সঙ্গে সংঘর্ষ বাধাবার দুঃসাহস 
করবে, তারাই যে এ নির্মম পরিণতির সম্মুখীন হবে তাতে কোনই সন্দেহ থাকতে পারে না। ৃ 


২. ৫ম আয়াতে যুদ্ধ-আইনের ধারা হিসাবে উদ্ধৃত হয়েছে যে, সামরিক প্রয়োজনে শত্রু এলাকায় যে সব ধ্বংসাত্মক 
কার্যকলাপ পরিচালনা করা হয়, তা কুর'আনে নিষিদ্ধ “ফাসাদ ফিল আরজ “পৃথিবীর বুকে ধ্বংসাত্মক কার্যকলাপ’ 
পর্যায়ে গণ্য হয় না৷ | 

৩" ৬ থেকে ১০ পর্যন্ত আয়াতে বলা হয়েছে-যুদ্ধ কিংবা সন্ধির ফলে যেসব জমি-জায়গা ও বিস্ত-সম্পত্তি ইসলামী 
রাষ্ট্রের হস্তগত হবে, তার, বিলিব্যবস্থা কিভাবে করতে হবে, সেই বিষয় । একটি বিজিত অঞ্চল এই প্রথমবার 

' মুসলমানদের করায়ন্ত হয়েছিল । এ কারণে এখানেই এ বলে দেয়া হ'ল। ৃ 

৪. ১১ থেকে ১৭ পর্যন্ত আয়াতে বনু-নযীর যুদ্ধ চলাকালে মুনাফিকদের গৃহিত নীতি ও আচরণ সম্পর্কে পর্যালোচনা 
পেশ করা হয়েছে। তাদের- এরূপ আচরণের মূলীভূত কারণ কি ছিল, তাও এখানে নির্দেশিত হয়েছে। 

৫" সূরার শেষ রুকু’টি পুরোপুরি একটি উপদেশবাণী । ঈমানের দাবী করে মুসলিম সমাজে শামিল হয়েছে-অথচ 
ঈমানের আসল প্রাণশক্তি হতে রিক্ত ও বঞ্চিত, এমন সব লোককেই এতে সযোধন করা হয়েছে । ঈমানের আসল দাবী 
কি; তাক্ওয়া ও ফাসেকীর মধ্যে পার্থক্য কি, যে কুর'আন মেনে নেবার তারা দাবী করে, তার আসল গুরুত্ব কি এবং . 
যে খোদার প্রতি ঈমান আনার কথা তারা দাবী করে, তাঁর প্রয়োজনীয় গুণাবলী কি- এ সব কথাই এ প্রসংগে বলা 
হয়েছে। 


১০১১৮০০১১৫৩ ১৯ 


০০০০০০০১০০০ 


ত 


RR 


পারা ২৮ 
৫৯ জবা হাশর ১৩ 


ty 


} 


তত 


OTD DD Tn DDD 


তিন তার রুকু মাদানী হাশর সূরা 1৫৯) 
5৫৫ 52৫01 এ 3 
oss DS 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু) 

B20? / রি ৬ HATE ৫১৬ 
০৮০18 ৬৯৯০ Bb 49 rm 
মহাবিজ্ঞ পরাক্রমশালী তিনিই এবং পৃথিবীর পতি $ জুতার য় 


ী 


৩ 


aa 


ঞ 


tl ০ করে 
A 2 ৮ 2 1? 24 3 0/3. ৫ 5 SY) 
553 ৩১ 5902৩ IGN 7 ৩52৩ 
[| অর ঘরবাডীওলৌ হতে কিতাবদের আহলে মধ্যে কু যারা বের করেছেন যিনি তিনিই 

A 323/04 2964 (5817৮ 12292 ৰ 222K ANS রে 
A তাদেররক্ষাকারী তারা যে তারাধারণা ও তারাবের যে তোমরা ধারণা নাই সমাবেশেই প্রথম 
h 282 Aad ৩ চা 2 টি নি 4 রা ০9 2০59 
গা টা (১5 রি ৬৪ Ud w 2 % 
০৯৮০৪ শি ৬৯৯ ৩৪ I AE টা of n> 


DD 


CASAC aD 


তারা ভাবেও নাই যেখানে (এমনদিক) সাহস তাম বসালেন কিছু আগার হতে তাদের দৃর্গগুলো 
হতে 


১" আল্লাহরই তসবীহ করিয়াছে এমন প্রত্যেকটি জিনিস ] এবং পৃথিবীতে রহিয়াছে । আর তিনিই 
বিজয়ী ও মহাবিজ্ঞানী । ০02 | 

২" তিনিই আহলি-কিতাব কাফেরদিগকে প্রথম আক্রমণেই তাহাদের ঘর-বাড়ী হইতে বহিষ্কৃত করিলেন) | | 
তাহারা যে বাহির হইয়া চলিয়া যাইবে তাহা তোমরা কখনই ধারণা করিতে না ! আর তাহারাও মনে করিয়া বসিয়াছিল 
যে, তাহাদের দৃঢ় দুর্গ প্রতিষ্ঠানসমূহই তাহাদিগকে আল্লাহ হইতে রক্ষা করিবে । কিন্তু আল্লাহ এমন দিক হইতে 
তাহাদের উপর আসিলেন, যে দিক সম্পর্কে তাহারা ধারণা পর্যন্ত করিতে পারিল না২ । 


এ 


a নিরাকার 
রর ১। এখানে আহলি-কিতাব কাফের বলতে, বনী নবীর ইহুদী গোত্রকে বুঝানো হয়েছে; এরা মদীনার একাংশে বাস করতো ৷ এ গোত্রের সংগে 
ৰং রসূলললাহর (সঃ) সন্ধি-চুক্তি ছিল কিনতু এরা বার বার চুক্তি ভংগ করে । শেষে ৪র্থ হিজরীর রবিউল আউয়াল মাসে রসুল সেঃ) তাদেরকে জানিয়ে 


এ 


৩55555252৩5 


দেন যে-হয় তোমরা মদীনা ত্যাগ ক'রে চলে যাও নতুবা যুদ্ধের জন্যে প্রস্তুত হও ৷ তারা চলে যেতে অস্বীকার করলো | সুতরাং রসূল (সঃ) মুনলিম 
K LENT TN TTS 
0 মজবুত ছিল, এবং সাজ-সরঞ্জামও ছিল তাদের প্রচুর । 

Y ২। তাদের উপর আল্লাহতা'আলার আসার অর্থ এ নয় যে-আল্লাহ অন্য কোন স্থানে ছিলেন তারপর সেখান হতে তাদের উপর আক্রমণ করেন। বরং এ 
Y মাত্র এক বাক-পদ্ধতি । এর আসল উদ্দেশ্য এই বুঝানো যে-যুসলমানদের আক্রমণের পূর্বে তারা এই ধারণায় নিশ্চিত ছিল যে বাহির থেকে যদি 
| কোন আক্রমণ হয় তবে-আমরা নিজেদের গড়বন্দি দ্বারা তা প্রতিরোধ করবো । কিন্তু আল্পাহতা’আল! এরূপ রাস্তা দিয়ে তাদের উপর আক্রমণ 
রত করেন যে দিক থেকে কোন বিপদ আসার কোন আশংকা তাদের মনে ছিল না । আর সে রাস্তা হলো £ আল্লাহতা'আলা ভিতর থেকে তাদের সাহস 
ও প্রতিরোধ শক্তি এরূপ শুণ্য- গর্ভ করে দিয়েছিলেন যে তারপর তাদের হাতিয়ার না কোন কাজে এসেছিল, আর না তাদের গড় । 


৫ 


VE 
৮৩ 


2৩৩০৩০৩৩৩৯০ DTT NANA 


hs 


৫৯ সূরা হাশর ১৪ 


24 / 3 32 34 323L2333 (3327 2% 252 55 পু ald fh 
তা 2০১৪ বি ৩৯১০ ৩ ৮১ ৩১০৩5 fi 
হাতশুলো ও তাদের হাত দিয়ে তাদের ঘরগুলো তারা ধ্বংস ত্রাস তাদেরঅন্তর মধ্যে সঞ্চার ও র্‌ 
করল সমূহের করলেন | 

5 ALAA 2342 a 29 (254/72, 295 

1 Hope EAC nol ost 
না. যদি এবং | 


2৮৮ %& পে we 2 


(৩৩৩ ৫৯৩০ 


55 


রহ 


ACP TAA 
zm) ও 
তার রসুলের ও 


হু 


করেছি, 


€ 


রী 5 
ALLEN ৬৬ 206৬ MEE 


কঠোর আল্লাহ নিশ্চয় অতঃপর আল্লাহর বিরুদ্ধাচারণ 
করে 


| 
আল্লাহর অনুমতিক্রমে তা'তো তার শিকড়গুলোর উপর দাঁড়ান অবস্থায় চা 


তিনি তাহাদের দিলে ভীতির সঞ্চার করিয়া দিলেন । ফল এই হইল যে, তাহারা নিজেদের হাতেও নিজেদের 

ঘর-বাড়ী ধ্বংস করিতেছিল, আর মুমিনদের হাতেও ধ্বংস করাইতেছিল। অতএব শিক্ষা গ্রহণ কর হে দৃষ্টিবান ব্যক্তিরা। 

৩' আল্লাহ যদি তাহাদের ভাগ্যে নির্বাসন লিখিয়া না দিতেন তাহা হইলে দুনিয়ায়-ই তিনি তাহাদিগকে আযাব দিয়া 
দিতেন৩ | আর পরকালে তো তাহাদের জন্য দোযখের আযার্ব রহিয়াছেই । 


৪" এইসব কিছু এই কারণে হইয়াছে যে, তাহারা আল্লাহ এবং তাঁহার রসূলের সহিত প্রবল বিরোধিতা করিয়াছে 
এবং যে লোকই আল্লাহ'র বিরোধিতা করিবে, আল্লাহ্‌ তাহাকে শাস্তিদানে বড়ই শক্ত ও কঠোর । 


৫" তোমরা খেজুরের যে গাছ কাটিয়াছ কিংবা যেগুলিকে উহাদের শিকড়ের ওপর দাড়াইয়া থাকিতে দিলে, এই 
সবই আল্লাহ'রই ছিল৪। 

দুনিয়ার শাস্তির অর্থ নাম ও নিশানা মিটিয়ে দেয়া । যদি তারা সন্ধি ক’রে নিজেদের প্রাণ বাঁচানোর পরিবর্তে যুদ্ধ করতো তবে তারা পূর্ণরূপে- 
ধ্বংসপ্রাপ্ত হতো । 
এখানে এই ব্যাপারের প্রতি ইংগিত করা হয়েছে যে বনী নবীর গোত্রের বসতির চুতর্দিকে বে খেজুরের বাগান ছিল তার মধ্যে অনেক গাছকে 
মুসলমানরা অবরোধ করার সূচনায় কেটে ফেলেছিল অথবা স্বালিয়ে দিয়েছিল যাতে সহজে অবরোধ করা যায়; এবং যেসব গাছ সাঘরিক চলাচলে 
প্রতিবন্ধক সৃষ্টি করেনি সেগলিকে যথাযথ অবস্থায় বহাল রেখেছিল ! এই ব্যাপারের উপর মুনাফেক ও ইহুদীরা চিৎকার শুরু করে দিয়েছিল যে- 
সমৃহান্মদ (সঃ) পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করেন, কিন্তু ভোমরা দেখে নাও শ্যামল ফলবতী গাহগুলি এরা কেমন করে কেটে চলেছে । 
এর নাম 'ফাসাদফিল আরদ' -পৃথিবীতে বিপর্যয়-সৃষ্টি ছাড়া আর কি.? এই প্রসংগে আল্লাহতা'আলা এই হুকুম অবতীর্ণ করেন যে-তোমরা যে 
গাছগুলো কেটেছো ও যেগুলি খাড়া থাকতে দিয়েছো এর মধ্যে ফোন কাজই অবৈধ নয়, বরং উভয় কাজই আল্লাহর অনুমোদিত | 


শি আস 
৫৫২৫৫255255 


AARNE RRR RRR RRR ২2 


পপ 


৩০৩৫৩৫০০৫৫৯ 


৫৫৩৩৫৩৩৫৬৩৩ ৩৩৬০০ 


মি 
ডিবি 


4 


১ রি AEN DE রণ 
A 26 2 © ৩৯৮ ৬১০, 5 
যা এবং ফাসেকদের লাঞ্ছিত করারজন্যে এবং 


১৫৫ ৯2 2৮ ৮৫ 


2 


24 1৫ পর 5748 
০০৩৩ 4১৮০ 


তিনি ইচ্ছা যার উপর 
করেন 


আর (আল্লাহ এই অনুমতি এই জন্য দিয়াছিলেন) যেন ফাসেকদিগকে লাঞ্ছিত ও 
অপমানিতকরিয়া দেন৫ । 


৬ আর যে-ধনমালঙ আল্লাহতা'আলা তাহাদের দখল হইতে বাহির করিয়া তাঁহার রসূলের নিকট ফিরাইয়া দিলেন? 
ৃ A তাহা এমন নয় যাহার জন্য তোমরা ঘোড়া ও উট দৌড়াইয়াছ; বরং আল্লাহ তাঁহার রসূলগণকে যাহার ওপর ইচ্ছা কর্তৃত্ব 
[2] ও আধিপত্য দান করিয়া দেন। আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরই শক্তিশালী৮' । 


! 
ৃ 
) 
) 
) 
Y 


৬১০০০ 


হীনতা হোক । কাটার মধ্যে তাদের লান্না ও হীনতার বিষয় ছিলো গাছগুলি তারা নিজেদের হাতে রোপণ করেছিল এবং দীর্ঘকাল ধরে যে 
বাগানগুলির তারা মালিক ছিল তাদের চোখের সামনেই তার গাছগুলে। কেটে যাওয়া হচ্ছিল, অথচ কর্তনকারীদের কোন প্রকার বাধা দেয়ার ক্ষমতা 
তাদের ছিল না । অপর পক্ষে গাছগুলো না কাটার মধ্যে হীনতার বিষয় ছিল এই বে-যখন তারা মদীনা থেকে বাহির হয় ভখন তারা স্বচক্ষে 
দেখেছিল যে, কাল পর্যন্ত যে সরস-শ্যামল উদ্যান তাদের সম্পত্তি ছিল আজ তা মুসলমানদের অধিকারে চলে যাচ্ছে । তাদের ক্ষমতা যদি চলতো, 
তবে তারা এগুলিকে সম্পূর্ণ উজাড় করে দিয়ে তবে মদীনা ত্যাগ করতো এবং একটিও অক্ষত বৃক্ষকে তারা মৃসলমানদের অধিকারে যেতে দিতো 
না। কিন্তু নিরুপায় অবস্থায় তারা সব কিছু যেমন ছিল তেমন অবস্থায় ত্যাগ করে হতাশা ও মনোবেদনার সংগে চলে যেতে বাধ্য হচ্ছে। 


এখানে সেই ধন- সম্পত্তির উল্লেখ করা হচ্ছে যা প্রথমে বনী নবীর গোত্রের অধিকারে ছিল এবং তাদের বহিষ্কারের পর ইসলামী রাষ্ট্রের আয়ত্তে 
এসেছে । এ সম্পর্কে এখান থেকে ১০ম আয়াত পর্যন্ত আল্লাহতা”আলা ধন-সম্পভির ব্যবস্থাপনা কির্মপে করা হবে ডা নির্দেশ করেছেন] 


এই শব্দগুলি স্বতঃই এই অৰ্থ প্রকাশ করে যে-এই পৃথিবী এবং এর মধ্যে য! কিছু বস্তু পাওয়া যায় সে সবের উপর প্রকৃতপক্ষে তাদের কোন হ’ক 
নেই, যারা মহিমান্বিত আল্লাহতা'আলার বিদ্রোহী । এই কারণে এক বৈধ ও ন্যায় যুদ্ধের ফলে যেসব ধন সম্পত্তি কাফেরদের অধিকার থেকে 
মুমিনদের অধিকারে এসেছে সেসব সম্পত্তির প্রকৃত অবস্থা এই যে-সে ধনের মালিক আপন বিশ্বাস ঘাতক ও আতসাৎকারী কর্মচারীদের আয়ত্ত 
থেকে তা ছিনিয়ে নিয়ে লিজ অনুগত কর্মচারীদের প্রতি তা ফিরিয়ে দিয়েছেন ৷ সুতরাং ইসলামী কানুনের পরিভাষায় এই ধন-সম্পত্তিকে “ফাই 
(প্রত্যাবৃত্ত ধন) বলা হয় ৷ 

অর্থাৎ সংগ্রামী সৈন্যবাহিনীর প্রত্যক্ষ বাহবলের ফলে মাত্র এই ধরন মুসলমানদের কজায় আসেনি । বরং আল্লাহতা'আলা নিজ রসুল ও তাঁর উন্মত 
এবং তার প্রতিষ্ঠিত শাসন-ব্যবস্থাকে যে ক্ষমতা প্রদান করেছেন এ হচ্ছে তার সমষ্টিগত শক্তির ফল । তাই এ ধন যুদ্ধ-লৰ্‌ লৃষ্ঠিত ধন থেকে 
সম্পূর্ণ তিন প্রকৃতির এবং সংগ্রামকারী সৈন্য দলের মধ্যে এ ধন যুদ্ধ-লক্ধ সামগ্রীর মত বন্টন করে দেয়া যেতে পারে না; এ ধনের উপর সৈন্যদের 
এরূপ ভাগ পাওয়ার হক নেই । শরী'অতে 'ফাই' ও গণীমতের হুকুমকে এইরূপভাবে পরস্পর ভিন্ন করে দেয়া হয়েছে । যুদ্ধে শত্রু সৈন্যদের কাছ 
থেকে যে স্থাবর সম্পত্তি পাওয়া যায় তাকে গণীমত বলা হয়। এ ছাড়া শক্রুদেশের ভূমি গৃহাদি ও অন্যান্য স্থাবর ও অস্থাবর সম্পত্তি গণীমত নয়, 
'ফাই'-এরতঅন্তর্গত। 


pe PE SAE VE SOE SAE IEEE SE 


১৯৯৯১ 


SA AE CAL A whet tl ATA CA CALS 


৮ 


পু সু 


১২৬৩৩ 


Am 


১৩১২০০২২০৯৬, 


চি 


(৫৫৫55252252 


৫) অর্থাৎ আল্লাহ'র ইচ্ছা ছিল এই গাছগুলি কাটার মধ্য দিয়ে তাদের লা্ছনা ও হীনতা হোক, এবং এগুলি না কাটার মধ্যে দিয়েও তাদের লাছনা ও 


C 


হি তর সত 
[২৫৩৬৫২৩৩৩৩৩ ০১-১০-০০১০ 


১৩ 


১2০৩৯ 


OE EL 


f LL 
¢ 
Y 4 তি 222 Lr2,7 122? xa ৫. 
তা £ 5.4 |) A 2 ৯ ১০ ৫ 
৮০ GASH 2 ০৮০১ | 
A] যা পর্থিকদের ও অভাবগ্রস্তদের ও য়াতীমদের ১০৯ জন্যে এবং রসুলের জন্যে 
fh চা 
fl #22 114 সী রি ঠা? ৫2৫2 2 (৫ (55 Aor তা 
20০৯, 11 শি 2 ১৯৩০ 2১০ ৩৫০ 4032১ ৩৮৪ NS 
রসুল তোমাদের যা এবং তোমাদের মধ্যে ধনীদের মাঝে আবর্তিত হয় না 
দান করেন 


১৯৯১৯) 


৫ 


AT DTT 


Or aT 


দিস nd md Rana rms 


৩৩৩ 


451 রত 55৫21৫ 224 1 টানে ৪ ১৪ 24 
1৯27 ১ 2৯8৬ ON 2 ৬ 5. 3 ৬৪৩৬০৩৪ 
তোমরা ভয়কর এবং তোমরা বিরত অতঃপর তাথেকে তোমাদের.নিষেধ যা এবং তা তোমরাগ্রহণঅতঃপর 
রঃ হও করেন Es 
রি ALA Gs A EA TEE 
৩৪১৯ ৩5১৯৮ 5১228 Cols 49৬ 4) 61১ 
প্র 
যারা মোহাজিরদের হযরত শাস্তিদানে কঠোর আল্লাহ নিশ্চয় আল্লাহকে 


Ns 


হত 


৭" যাহা কিছুই আল্লাহ্‌ এই জনপদের লোকদের হইতে তাঁহার রসূলের দিকে ফিরাইয়া দিলেন তাহা আল্লাহ ; রসুল 
এবং আত্মীয় -স্বজন,৯ ইয়াতীম, মিসকীন ও পথিকদের জন্য ; -যেন উহা তোমাদের ধনীদের মধ্যেই আবর্তিত হইতে 
: না থাকে১০ | রসূল তোমাদিগকে যাহা কিছু দান করেন তাহা তোমরা গ্রহণ কর | আর যে জিনিস হইতে তিনি 
তোমাদিগকে বিরত রাখেন তাহা হইতে তোমরা বিরত হইয়া যাও । আল্লাহ'কে তয় কর, আল্লাহ কঠিন শাস্তিদাতা১১ । 


৮ (উপরন্তু সেই মাল) সেসব দরিদ্র মুহাজিরদের জন্যও যাহারা 


7 ————— = — ——— — — — ——_——— — — — —  — —  — — — = — ——  —  — — —  —  ——_—_—_——————— 


৯! আত্মীয়-স্বজন বলতে এখানে রসূলুল্লাহর আত্রীয়- স্বজনকে বুঝানো হয়েছে । অর্থাৎ বনী হাশেম ও বনী মুত্তালিব । রসুল (সঃ) যাতে নিজের, নিজ 
পরিবার পরিজনের হক আদায় করার সাথে সাথে নিজের সেই সব আত্মীয়-স্বজনেরও হক যারা তাঁর সাহায্যের মুখাপেক্ষী বা যাঁদের সাহায্য করা 
তিনি প্রয়োজন বোধ করেন -আদায় করতে পারেন সেজন্য এই অংশ নির্দিষ্ট করা হয়েছিল । নবী করীমের (সঃ) মৃত্যুর পর এ অংশ একটি পৃথক ও : 
স্থায়ী অংশরূপে বর্তমান থাকেনি, বরং মুসলমানদের মধ্যেকার অন্যান্য দরিদ্র, পিতৃহীন ও মুসাফিরদের সাথে বনী হাশেম ও বনী মুত্তালিব গোত্রের 
অভাব্গ্রন্থ লোকদের হকও বায়তুল মালের (সাধারণ কৌোফাগারের) উপর ন্যস্ত হয়; অবশ্য যাকাতে তাদের অংশ ন! থাকায় তাদের হক অন্যদের 
উপর অগ্রগণ্য বিবেচিত হয়েছে। 


২১৩০৩০০০০৩১ 


AS 


CaaS 


CA 


০৬ 


৫৩৩ 


২০০২২ 


Y ১০। এ কুরআন মজীদের অন্যতম গুরুত্বপূর্ণ বুনিয়াদী নির্দেশ । এর মধ্যে ইসলামী সমাজ ও রাষ্ট্রের অথনৈতিক পলিসির এই বুনিয়াদী নিয়ম বিবৃত কর! 

V হয়েছে যে-ধনের আবর্তন সমগ্র সমাজে সাধারণ 3 ব্যাপকভাবে হওয়া চাই, ধন মাত্র ধনবানদেরই মধ্যে আবর্তন করতে থাকবে এবং ধনী দিন | 
y দিন অধিকতর ধনী ও দরিদ্র দিন দিন দরিদ্রতর হতে চলবে কোনমতে এরূপ ঘেন না হয়। | ্ 
Y ১১৷ যদিও এ আদেশ বনী নযীরের সম্পত্তি-বন্টনের ব্যাপারে অবতীর্ণ হয়েছিল, কিন্তু এ আদেশের ভাষা সাধারণ ; সে জন্যে এর মর্ম হচ্ছে-সমসত্ত Y 
Y ব্যাপারে যেন মূসলমানেরা রসূলের আদেশ- নির্দেশের আনুগত্য করে । এই কথার ছারা এ মর্ম আরও সৃস্পষ্ট হয়েছে যে-শ্যা কিছু রসূল তোমাদের & 
দেয়”- এর মৃকাবিলায় "যা কিছু তোমাদের না দেয়” এরূপ ভাষা ব্যবহার করা হয়নি । বরং বলা হয়েছে “যে জিনিস হইতে তিনি তোমাদিগকে 

MY বিরত রাখেন তাহা হইতে তোমরা বিরত হইয়া যাও 1” Vl 
৬ & 


ও 


| REELED TATTERED 


৫৯ সূরা হাশর রম | পারা ২৮ 


হস ০ 


A 

A ১৫৬ 24 2212/7 E) AIL 5 ৮ 22 24 
0901 ৩2১০১ ৩৯৪ ৮৪115 2 ১9৩3 ০০ 1৯৯ 
| সাহ থেকে অনুগ্রহ তারা পেতে চায় তাদের সম্পদগুলো ও তাদের ঘরবাড়ী হতে বহিষ্কৃত হয়েছে 


খলো 
he 722 ১)) 2 2 পান ELIA পড়) প ১৮১৫ ৰ < রশ] 
8১০১৯৮৬০1৮৪ ৬2 ৮০০৮৭) 5201 ৩১৩ এ 199) 5 


ও 
সত্যবাদী তারাই এ্সবলোক তার রসূলকে ও আল্লাহকে তারাসাহায্য এবং সন্তষ্টি 


5 


করে 
2/ 26 23 2 22 2 LSA ZN ৫৮৫৫১ ১৫১৫ 
৩০ ০%৪% ৮952 ৩৬০৪৯ 2 21৩৯ 8৮৮ ৩৪৬৩ 5 
তাদেরকে) তারা তাদের পূর্বে ঈমান (এনেছে) ও (এই)নগরীতে বসবাস যারা 
যারা ভালবাসে করেছে 
(4 Zor 2 চি রি পে (৫ 
2৩ ১১৩৬০ ও ৩১৩০৭ 5 ১ ৮৯১০ 


রা 
সি 
তাদের হিজরত | 
করেছে 


A 


এক A AL aaa বু AAA UAT ATI Maa পিপিপি হিপ লাবিব এসএ লাস লস aa 


(যা) তা প্রয়োজনের তাদের অন্তরগুলোর মধ্যে তারাপায় না এবং 


৯১৯৯১১৯১৮১৯ ০১১৬ এ ১৯১১৯৮১৯৬১৯ AD ADD 


১৯ 


A 


On 

৬ ৯ 

I 

+৬ 

নি 

৩ 
b 
টং 
৮ 

২ _ 
\e 
(বু 
£ 
[ 

টা 

ee 


a FP SF Sn EP ৯৯১১৯ 


নিজেদের ঘর-বাড়ী ও বিস্ত-সম্পত্তি হইতে 
বিতাড়িত ও বহিষ্কৃত হইয়াছে । এই লোকেরা আল্লাহ'র অনুগ্রহ এবং তাহার সন্তুষ্টি পাইতে চাহে এবং আল্লাহ ও 
তাঁহার রসুলের সাহায্য-সমর্থনের জন্য সদা প্রস্তুত হইয়া থাকে | ইহারাই সত্য পথের পথিক । 


৯' সেই ধনমাল সেই লোকদের জন্যও) যাহারা এই মুহাজিরদের আগমনের পূর্বে ঈমান গ্রহণ করিয়া দারুল 
হিজরাতেই বসবাসকারী ছিল১২ । তাহারা ভালোবাসে সেই লোকদিগকে যাহারা হিল্দরাত করিয়া তাহাদের নিকট 
আসিয়াছে । তাহাদিগকে যাহাই দেওয়া হয় তাহার কোন প্রয়োজন পর্যন্ত তাহারা নিজেদের দিলে অনুভব করে না এবং 
নিজেদের তুলনায় অন্যদিগকে অগ্রাধিকার দেয়-নিজেরা যতই অভাবগ্রস্ত হউক না কেন । বস্তুতঃ যে সব লোককে 
তাহাদের দিলের সংকীর্ণতা হইতে রক্ষা করা হইয়াছে তাহারাই কল্যাণ লাভ করিবে । 


১২।. আনসারদের বোঝানো হয়েছে । অর্থাৎ 'ফাই'_তে যে মাত্র মৃহাজিরদের হক আছে তা নয় | বরং প্রথম থেকে যে মুসলমানরা দারুল ইসলামে 
রা বসবাস করছে তাঁরাও এ থেকে অংশ পাবার হকদার । 


077 


১০৩০৩০০১৯০০ 


(১৩০ 


৫৯সূরা হাশর ENE. ররর রাররারারাররিহা রি 


৩৩ ১৮৯১৮১১৮৯০১ ই ১ J 
০০০০০০০০০৯০ TTT TT SSDS 


4 


ভি 


A 
A 2 ANd 2৯2 ৫ 424224 ও 51057 6৮৮5৯ ৮ A 
NEES SC CI%H Le Cs TE GIS 
A আমাদের ভাই ও আমাদেরক্ষমা হে আমাদের তারা বলে তাদের পরে এসেছে যারা 
্ রি ৰ ALB পাঠ AL 24৮ 22৮৫ প2্দ [১ 
IG 48 ৭৬ 3355৩৪১৩6৪০ ৩১ | 
| যরা(তাদেরাজন্যে হিংসা আমাদের অন্তর মধ্যে রেখো না এবং ঈমানের ক্ষেত্রে আমাদের অগ্রনী যারা A 
A বিদ্বেষ ET হয়েছে Rh 


০2৩৩ 


22১৫৫ AMEE AL 2৫6৬5 4 Saad / ভূ (৫৮ 227) 
1৯2১৩ ৩:৬৯) Ey) Dd 19 ০১৯১ ১১৯১ ৬১1 ০1৮! 
করেছে (তোদের) প্রতি তুমি দেখ নাইকি মেহেরবান দয়ালু তুয়িনিশ্চয় হে আমাদের সমান | 

যারা রব এনেছে 

হি ৮১2১৫ 


০৯ ৩৮ ভা ১৪৩৪19১999৯ ০৮৯৪ 


তোমরা বহিষ্কৃত যদি নিশ্চয় কিতাবদের আহলে মধ্যে কুফুরি যারা তাদের তাইদেরকে তারা বলে 


হও করেছে 
222 22 2 Led Ld ৩টি BIL AL পিট LAB 
2৩ {**  *$ 4% A # 202 5 5 ৫ হি 
৮০০৯ ৩ 5 ৮৬৩1৩ গে ৪৪১ ৯১ 2০ ৬১৯০১ 
তোমাদের (বিরুদ্ধে) যদি এবং কখনও কারও তোমাদেরব্যাপারে আনুগত্য না এবং তোমাদের আমরাবেরহব অব 


যুদ্ধ কর! হয় করব আমরা সাথে 
1 এ 2/2 23 


৩৪০১ ০০১ 


০৩৫০২০০৩০২০ 


কট 


এ 


এ 


কু 


২০০০২৮১১৯১৮ 


০২ 


১০ (তাহা সেই লোকদের জন্যও) যাহারা এই পরে আসিয়াছে১৩ । যাহারা বলে £ হে আমাদের খোদ। ! 
আমাদিগকে এবং আমাদের সেই সব ভাইকে ক্ষমাদান কর যাহারা আমাদের পূর্বে ঈমান আনিয়াছে । আর আমাদের দিলে 
Y ঈমানদার লোকদের জন্য কোন হিংসা ও শক্রুতাতাব রাখিও না,-হে আমাদের খোদা | তুমি বড়ই অনুগ্রহ-সম্পন্ন এবং 
১] করুণাময়১৪ | রি 

£২ 


V 
J ১১' তোমরা১৫ কি দেখ নাই সেই লোকদিগকে যাহারা মুনাফেকীর আচার-আচরণ অবলম্বন করিয়াছে? তাহারা 


র্‌ 


k 


SN AAC 


যুদ্ধ করা হয় তাহা হইলে আমরা তোমাদের সাহায্য করিব 1” কিন্তু আল্লাহ সাক্ষী এই লোকেরা নিশ্চয়-ই মিথ্যাবাদী । 


১৩। এর ধনে যে মাত্র বংশধরদের হক আছে তা নয়; হকও আছে। 


১৪। এ আয়াতে মুসলমানদেরকে এ গুরুত্বপূর্ণ নৈতিক শিক্ষা দেয়া হয়েছে যে-তারা যেন কোন মুসলমানের প্রতি নিজেদের অন্তরে হিংসা পোষণ না 
করে, এবং নিজেদের পূর্বে যে-সব মুসলমান গত হয়েছেন তাদের অনুকূলেও যেন দোয়ায়ে মাগফেরাত (অর্থাৎ আল্লাহতা'আলার কাছে ক্ষমা 
প্রার্থনা) করতে থাকে তাঁদের প্রতি নিন্দাবাদ ও অভিশাপ বর্ষণ করা যেন লা হয়। 


১৫। সমগ্ৰ রুকুটিতে মুনাফেকদের মতিগতি ও ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়েছে । রসূল্ল্লাহর (সঃ) যখন বনী নবীরকে মদীনা থেকে বহিহৃত 
হওয়ার জন্য দশ দিনের নোটিশ দিগ্লেছিলেন এবং তাদের অবরোধ শুরু হওয়ার মাত্র কয়েক দিন বাকী ছিল তখন মদীনার মুনাফেক লিডাররা 

র্ট তাদেরকে বলে পাঠাল যে-আমরা ২ হাজার লোক নিয়ে তোমাদের সাহায্যাথে যাব এবং বনী কুরাইশ ও বনী গতৃফানও তোমাদের সাহায্যে উথিত 

ও হবে । সুতরাং মুসলমানদের মুকাবিলায় তোমরা দৃঢ়তা অবলহন কর, এবং কিছুতেই অস্ত্র সমর্পণ করো না; যদি ভারা তোমাদের সংগে যুদ্ধ করে 

তবে আমরা যুদ্ধে তোমাদের সাথী হব এবং তোমাদের যদি এখান থেকে বহিষ্কার করা হয় তবে আমরাও এখান থেকে বহির্ণত হ'য়ে যাবো । 

পু তু সু চু 


(১৩০ কুহু 


৫৯ সূরা হাশর ১৯ পারা২৮ 


[7৩০৩৩৩৩৩৩৩০ 


প্‌ 382 22 IANA 2 পার (I3I3939/ A 23 13 3» 

[7 ৪ র্ « bY 

Y 5 ON 2 ce ORY ny OD 

তাদের (বিরুদ্ধে, যুদ্ধ যদি নিশ্চয় এবং তাদের সাথে তারা বের না তারা বহিষ্কৃত যদি বস্ত্তত' 
হয় 


করা হয় হবে 
232337 2 A পা চি ৪০৩প | 


৭74৫৬৮৮১৫7৫ ৮৫ 2 
Ym DUN mre OF 2১৩০ || 
না এরপর পৃষ্ট প্রদর্শন করবে অবশ্যই তাদের তারা যদি নিশ্চয় এবং তাদের সাহায্য তারা 
সাহায্য করেও করবে 
| কর্ণ ৩৫ পে ১৮৫ 


৬ পর্ণ এ 2 ‘322 FF 59 < ডৰ 24274 
» ৫০১) ৩ ১১১৩৮ ১ 2০৪) পা 6৩১ ০ ৩১৬৪ 


রাবির 
৬১১ 


রত 


এটা আল্লাহর চেয়েও তাদের বুকের মধ্যে ভয়ংকর অধিকতর তোমরা প্রকৃত তাদের সাহায্যকরা 
পক্ষে হবে 


L422 GCL ৫ রবি ৮0৫5 NN ০৫৫ এ 5৫১5৫ 
5504৬ BIE Yo ৩৯৪৪ ৫8 (৪০১ 


জনপদের মধ্যে কিন্তু একত্রে তোমাদের সাথে লড়বে 


তারা 
চিরে পর্ণ 2 উপার্চি্ রর 


ESS সন 


তাদের মনে কর তুমি প্রবল তাদেরমধ্য তাদের 
- বিরুদ্ধতা 


হু. ₹ 5০২2৫ ৫ চি হি 
শ ৬৯১০৯) AY mL 
তারাজানে না একজাতি তারা যেএকারণে এটা দ্বিধাবিভক্ত তাদের অন্তর গুলো কিন্ত এক্যবদ্ধ 


83887887275 62056977578 

১২' উহারা বহিষ্কৃত হইলে ইহারা তাহাদের সংগে কখনই বাহির হইবে না । আর তাহাদের ওপর ! 

আক্রমণ করা 

হইলে ইহারা কখনই তাহাদের সাহায্যে আগাইয়া আসিবে না । আর ইহারা যদি তাহাদের সাহায্য করেও, তাহা হইলে 
ইহারা পৃষ্ঠ প্রদর্শন করিবে । অতঃপর কোথাও হইতে কোন সাহায্য তাহারা পাইবে না । 

১৩" ইহাদের দিলে আল্লাহর অপেক্ষাও তোমাদের তয় অনেক বেশী প্রবল । ইহা এই কারণে ইহারা 
যাহাদের কোনরূপবিবেক-বৃদ্ধিনাই১৬ । 2 iii Lis 

১৪" ইহারা এক্যবদ্ধ হইয়া (প্রকাশ্য ময়দানে) তোমাদের সহিত লড়াই করিতে কখনই আসিবে না । লড়াই 
করিলেও দুর্গ পরিবেষ্টিত জনবসতিতে বসিয়া কিংবা প্রাচীরের অন্তরালে লুকাইয়া থাকিয়া করিবে । পারস্পরিক বিরুদ্ধতায় 
ইহারা বড়ই কঠিন ও অনমনীয় | তুমি তো ইহাদিগকে এক্যবদ্ধ মনে কর, কিন্তু তাহাদের দিল পরম্পর বিদীর্ণ । 
ইহাদের এইরূপ অবস্থা হওয়ার কারণ এই যে, ইহারা নিজেরাই নিবোধ লোক । 

১৬। এই ক্ষুদ্র বাক্যে এক বৃহৎ সত্য বিবৃত করা হয়েছে । যে ব্যক্তির জ্ঞান-বুদ্ধি বুঝ সমুঝ আছে সে তো জানে-আসলে তয় করার যোগ্য হচ্ছে 
আল্লাহতা'আলার শক্তি-মানুযের শক্তি নয়। সেজন্যে খোদার কাছে পাকড়ে যাওয়ার আশংকা যে কাজে আছে, এরূপ প্রতিটি কাজ থেকে সে বিরত 
থাকবে, কোন মানবীয় শক্তি পাকড়াওকারী থাকুক বা না থাকুক । এবং সেই ফরযের (অবশ্যপাল্য কর্তব্যগুলির) প্রতিটি পালনের ছন্যে-যার 
দায়িত্ব খোদা তার প্রতি অর্পণ করেছেন-সে পূর্ণদ্যমে উদ্যোগী হবে, সারা জগতের শক্তি এ ব্যাপারে তার প্রতিবন্ধক ও প্রতিরোধকারী হলেও । কিন্তু 
একচ্জন-বোধহীন মানুষ সকল ব্যাপারে নিজের কর্ষ-পদ্ধতির সিদ্ধান্ত খোদার পরিবর্তে মানবীয় শক্তির দিকে চেয়ে করে । সে ষদি কোন জিনিস 
থেকে বিরত হয় তবে খোদার কাছে ধৃত হওয়ার ভয়ে বিরত হয় না, বরং সে বিরত হয় এই জন্যে থে কোন মানবীয় শক্তি তাকে শান্তি দেওয়ার 
জন্য তার সামনে বিদ্যমান, এবং কোন কাজ্জ যদি সে করে তবে খোদার হুকুমের কারণে করে না বরং কোন মানবীয় শক্তির হুকুমের বা পছন্দের 
কারণে করে থাকে । এই বোধ ও বোধহীনতার পার্থক্য প্রকৃতপক্ষে বিশ্বাসী ও অবিশ্বাসীর চরিত্র ও ব্যবহারকে পরস্পর ভিন্ন করে দেয় । 


২৫৫৬৩৩৩৩৩২৩ ৩৩৫৩২5৪০275 


মাত ২০ 


(RAST CCC A Ce সু 


ENE ATE TE 
[| ৩৪০৪ 9৩৯) IY hin ES 6 Lf ৩৫৫ 
পদ কর উনি 0 OM ess দৃষ্টান্ত যেমন. কষ্টদায়ক আযাব 

৪ Gal ৬54) ৬ তি ৬ রি 3) ঘি ৃ 


সারা বিশ্বের রব আল্লাহকে ভয়করি আমি নিশ্চয় তোমার হতে দায়িতৃমুক্ত আমি নিশ্চয় সে বলল কুফুরি 
করল 


ARNEL ৮7৮2 2 ৫ ae (৮59৫ (6৮০4 ৮ al 

191০১১১১৬৪৯ AE UNG কো এত 56 

প্রতিদান এটা এবং তারমধ্যে দুজনে চিরকাল জাহান্নামের মধ্যে দুজনই যে তাদের পরিনতি হল অতঃ 
থাকবে হবে দুজনের 


নী 


৫ LEN SA LAA 80261) ঠা 5৭ কৰ্ণ 
রি ২০০ 98১95 BM GN 2৬ 9041 
যা প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য এবং আল্লাহকে তোমরা ঈমান যারা ওহে রি 


করে, রে রী 
(১৫ পরি ৫ 


AAAS রি রে রা 
তোমরা কাজ কর যা খুবঅবহিত আল্লাহ নিশ্চয় আল্লাহকে ভোমরা ও 
ভয়কর জন্যে 
১৫- ইহারা সেই লোকদের মতো যাহারা তাহাদের কিছু কাল পূর্বেই নিজেদের কৃতকর্মের স্বাদ জইয়াছে১৭ । এবং || 
তাহাদের জন্য মর্মান্তিক আযাব রহিয়াছে। 
১৬" তাহাদের দৃষ্টান্ত শয়তানের মতো । প্রথমে সে লোকদিগকে বলে ঃ “কুফরী কর’ । আর যখন সে কুফরী করিয়া 
বসে, তখন সে বলে £ ‘আমি তোমার দায়িত্ব হইতে মুক্ত । আমি তো আল্লাহ রবুল 'আলামীনকে ভয় পাই’। 
১৭ পরে তাহাদের উভয়ের পরিণাম ইহাই নিশ্চিত যে, তাহারা দুইজন চিরকালের জন্য জাহান্নামী হইবে | আর 
যালেম লোকদের প্রতিফল ইহাই হইয়া থাকে । 


রুকু ৫৩ 
১৮" হে ঈমানদার লোকেরা ! আল্লাহতা"আলাকে ভয় কর এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে যে, সে আগামী 
দিনের জন্য কি সামগ্রীর ব্যবস্থা করিয়া রাখিয়াছে১৮ | আল্লাহকেই ভয় করিতে থাক । আল্লাহ নিশ্চিতই তোমাদের সেই 
সব আমল সম্পর্কে অবহিত যাহা তোমরা করিতে থাক । | 
১৭৷ এখানে কুরাইশ কাফের ও বনী কাইনুকার ইহুদীদের প্রতি ইশারা করা হয়েছে; তারা নিজেদের সংখ্যাধিক্য ও সাজ-সরজাম সত্ত্বেও এই সমস্ত 
দুর্বলতারই কারণে মুষ্টিমেয় নিঃসধল মূসলিম দলের হাতে পরাজয় বরণ করে। 
১৮। ‘কাল’ অর্থাৎ পরকাল ৷ দুনিয়ার সমগ্র জীবনটি যেন 'আর্জ এবং 'কাল' হচ্ছে কিয়ামতের দিন যা এই 'আর্জ' -এর পরে আসবে । Y 


হরিদাস 1) 


৩৬০৩ 


রে 


3372270 ৩৯ 121৫ Ass ৫৫১ ১৮৮) %৫ CANA 
৫: ৯৩ 2015 56122 ) 5 


পর্ণ 2 


৩ 


{£4 
Pd 


ফাসেক তারাই 


৮৫ 1222 2 পর্ণ 1 ৮৫ রহ 9 24 ৫2 ৯৯৫৮ 2 ৫ 
5১21৩ উঠা ৮ ও ৫5৮ AEN অক্প্ 
কুরআন এই সুচির যদি সফলকাম তারাই জান্নাতের অধিবাসীরা 


৬) ৮৮24. ulgw L8G atl 1034/4 ALTA 
es Al 2৯৬ ৩০৪ Cie ৬১৯৬ তি ০১৮৯১ 


৬. 
পর্ণ পি 


আল্লাহর তয়ে বিদীর্ণ অবস্থায় বিনীত তাকে তোমরা অবশ্যই পাহাড়ের উপর 


| দেখতে 
ES LOLA 5র্ধ পর্ণ As 24% 91৮ 2৫১ 2 
© ৪3৮৫০ ৯৪০৮ ০৮১২ ৪১৮ ০৬০০ এ 


চিন্তা ভাবনা করবে তারা সম্ভবতঃ লোকদের জন্যে হিরা উদাহরণ সমূহ এসব 


১৯' তোমরা সেই লোকদের মত হইয়া যাইও না যাহারা আল্লাহ'কে ভুলিয়া গিয়াছে ৷ ফলে আল্লাহ তাহাদিগকে 
আত্মতোলাবানাইয়াদিয়াছেন১৯ । এই লোকেরাই ফাসেক । 

২০' জাহান্নামগামী লোকেরা ও জান্নাতগামী লোকেরা কখনও এক রকম হইতে পারে না । জান্নাতগামী লোকেরাই 
প্রকৃত পক্ষে সফল । 

২১" আমরা যদি এই কুরআন কোন পাহাড়ের উপরও অবতীর্ণ করিয়া দিতাম তাহা হইলে তুমি দেখিতে যে, উহা 
৷ আল্লাহর ভয়ে ধ্বসিয়া যাইতেছে ও দীর্ণ-বিদীর্ণ হইতেছে২০ । এই দৃষ্টান্তগুলি আমরা লোকদের সম্মুখে এই উদ্দেশ্যে পেশ 
করিতেছি যে, তাহারা নিজেদের অবস্থা সম্পর্কে) চিন্তা-বিবেচনা | 


অর্থাৎ খোদাকে তুলে থাকার অবশ্যন্ভাবী ফল হচ্ছে নিজেকে তৃলে যাওয়া । যখন মানুষ এ কথা ভূলে যায় যে সে-কারুর দাস, তখন অবশ্যন্ভাবী 
রূপে সে পৃথিবীতে নিজের এক ত্রান্ত স্বরূপ নির্দিষ্ট করে বসে ; এবং তার সারাটি জীবন এই বুনিয়ানী বিভ্রান্তির কারণে ভ্রান্ত হয়ে থেকে যায়। 
অনুরূপভাবে যখন সে এ কথা তুলে যায় যেন-সে এক খোদা ছাড়া অন্য কারুর দাস নয়, তখন সেই অদ্বিতীয় একের প্রকৃত পক্ষে সে যার 
বান্দাহ্‌-দাসতৃ তে! করে না, কিন্তু অন্য অনেকের দাসত্ব সে করতে থাকে প্রকৃতপক্ষে যাদের সে প্রকৃত দাস নয়! 

এই উপমার মর্ম হচ্ছে-কুরআন যেরূপভাবে খোপার মহানত্ব ও তাঁর কাছে বান্দাহর দায়িত্ব ও জবাবদিহির সুস্পষ্ট বর্ণনা দান করছে যদি পাহাড়ের 
যত বিরাট সে বোধ থাকতো এবং সে জানতে পারতো যে কিরূপ শক্তিমান প্রভুর সম্মুখে তাকে কাজের জবাবদিহি করতে হবে, তবে 
সেও তয়ে হয়ে উঠতো। 


COCOA NAC SO ODD TA CC oT aT aX Ta SAT ST TATE 


৷ পারা ২৮ 


সত ৬১৩ 
ue RASA 2 


হি এরর 
৬০ 40 2 0) রর 
যিনি আল্লাহ্‌ তিনিই মেহেরবান দয়াবান তিনিই 


282 VL 32422 9722 2 
i) ১০ (292 ৬০ ₹52 


রর SA ৫ ৬ Al 22 Hal রর) 24৫71 
৪৩৮৮৪ ডি 2১ ৩৬৮৮ ৯০ ১৬ 


তারা শিরক করছে যা(তা)থেকে আল্লাহ পবিত্র বড়ত্ব গ্রহণকারী প্রবল 


নি কোন মা’বুদ২১ নাই | গোপন ও প্রকাশ্য সব কিছুই তিনি জানেন । তিনিই রহমান 
ও | 

২৩" তিনি আল্লাহ, যিনি ছাড়া কোন মাবুদ নাই | তিনি মালিক-বাদশা ৷ অতীব মহান পবিভ্র২২ । পুরাপুরি শাত্তি- 
নিরাপত্তা২৩ | শান্তি-নিরাপত্তা দাতা২৪, সংরক্ষক২৫, সর্বজয়ী, নিজের নির্দেশ-বিধান শক্তি প্রয়োগে কার্যকরকারী এবং 
স্বয়ং বড়ত্ব গ্রহণকারী । আল্লাহ্‌ পবিত্র মহান সেই শিরক হইতে যাহা লোকেরা করিতেছে । 


রি 
সি 
x 
[YS 
বৃ 
? 
4 
K 
yt 
A 
) 
ৃ 
; 
4 
2 
? 
[3 s 
॥ 
}. 


et 


২১! অর্থাৎ যিনি ছাড়া কারম্ম এ মর্যাদা, স্থান ও মোকাম নেই যে তার বন্দেগী ও উপাসনা করা যেতে পারে, যিনি ছাড়া খোদায়ী গুণ ও ক্ষমতা কারন্রই 
নেই যে তার উপাস্য হওয়ার হক থাকতে পারে। 


২২। অর্থাৎ তিনি এর থেকে বহুগুণে উচ্চতর ও শ্রেষ্ঠতর যে তার সত্তার কোন দোষ বা ত্রগটি-বা কোন মন্দ গুণ পাওয়া যাবে; বরং তিনি এক পরিক্রম 
সভা যার সম্পর্কে কোন খারাবের ধারণা পর্যন্ত করা যায়না । 


বিপদ অথবা দুর্বলতা অথবা ক্রুটি তাঁর হতে পারে বা তাঁর পূর্ণত্বের কখনো হাস ঘটতে পারে-এরূপ সকল সম্ভাবনা থেকে তাঁর সত্তা উচ্চতর ও 
পৰিত্ৰ। 


২৪। অর্থাৎ তাঁর সৃষ্ট বস্তু তাঁর সম্পর্কে নিরাপদ যে, তিনি কখনো তার প্রতি যুলুম করবেন না, অথবা তার হক নষ্ট করবেন না, অথবা তার পুরস্কার 
বিনষ্ট করবেন না, অথবা তাঁর প্রতি প্রদত্ত প্রতিশ্রগতি ভংগ করবেন না । 


২৫। মুলে 'আল-মোহাইমিন' শব্দ ব্যবহৃত হয়েছে । এর তিন প্রকার অর্থ হতে পারে £ প্রথমত $ রক্ষণা-বেক্ষণকারী ; দ্বিতীয়তঃ পরিদর্শক, সাক্ষী 
' ধিনি দেখছেন-কে কি করছে, তৃতীয় সেই সভা যিনি মানুষের প্রয়োজন ও অতাব পূর্ণ করার দায়িত্ব নিজে গ্রহণ করেছেন । 


৩৩৩557৮০০৩৩: টি 


২৩ 


TARAS 


$+ 3222 32/2 A যে 3 A 3 7 25 
৮০৮০৪) 2৭ 2 2১ G0 I 
নামসমূহ তারআছে আকৃতিদানকারী উদ্ভাবনকর্তা 

প্রি 2 
5.5 ০০৬৭ রণ ৬৯৯০) 
যমিনে ও আসমানসমূহে 


Oe he OO 


a aT > TDD DTT TD TTD PD TPP DCCC PDD 


২৪" তিনি আল্লাহই, যিনি সৃষ্টি-পরিকল্পনা রচনকারী ও উহার বাস্তবায়নকারী এবং সেই অনুযায়ী আকার-আকৃতি 
রচনাকারী । তাঁহার জন্য অতীব উত্তম নামসমূহ বিদ্যমান । আসমান-যমীনের প্রত্যেকটি জিনিস তাঁহার তসবীহ করে২৬ | 
আর তিনি অতীব প্রবল মহা পরাক্রান্ত এবং সুবিজ্ঞ-বিজ্ঞানী । 


£ 
রং 
রঃ 
নর 
f 
4 
্‌ঁ 
) 
a 
l 


টা 


২৬। অর্থাৎ কথার ভাষায় বা অবস্থার তাযায় বর্ণনা করছে বেতার সষ্টা প্রতিটি দো ও ক্রি, দুর্বলতা ও ভ্রান্তি থেকে মুক্ত ও পবিত্র । 


~~ ১৩৫ ক এক্ব এব এ এক ২৯ ল ৯৬ ৮৯২৩৯ ০৬২ ১ 


৬০ সূরা মুমতাহিনা ২৪ রঃ পারা ২৮ 


72 SLAY 


এ সূরার ১০ নম্বর আয়াতে নির্দেশ দেয়া হয়েছেঃ যেসব স্ত্রীলোক হিজরাত করে আসবে ও মুসলমান হওয়ার 
দাবী করবে তাদের যাচাই ও পরীক্ষা করতে হবে । এ সম্পর্কের দিক দিয়ে এ সূরাটির নাম রাখা হয়েছে 'আল- 
মুমতাহিনা |” এ শব্দটির উচ্চারণ 'মুমতাহানা' ও "মুমতাহিনা' উভয় ধরনেরই হতে পারে । প্রথম উচ্চারণের দিক 
দিয়ে এর অর্থ ‘সেই স্ত্রীলোক যার পরীক্ষা লওয়া হয়েছে’ আর দ্বিতীয় উচ্চারণের দিক দিয়ে এর অর্থ ‘পরীক্ষা 
গ্রহণকারী সুরা ৷” 


টি 


DTD TT DTD TD TDD DTTP 


DD 


১2৬১ 


2১০৬১৩৩৩০৩০ 


৫৫ 


৩৩৬ 


ge 


উরে 


সু 


নাযিল হওয়ার সময়-কাল 


এ সূরায় এমন দুটি ব্যাপারের কথা বলা হয়েছে, যার সময়কাল এঁতিহাসিকভাবে সর্বজন জ্ঞাত । প্রথম ব্যাপার 
হযরত হাতিব ইবনে আবূ বালতায়া (রাঃ) সম্পর্কিত । তিনি মক্কা বিজয়ের কিছু দিন পূর্বে কুরাইশ সরদারদেরকে 
রসুলে করীমের মক্কা আক্রমণের সংবাদ জানাবার উদ্দেশ্যে একখানি গোপন চিঠি পাঠিয়েছিলেন । আর দ্বিতীয় 
ব্যাপারটি হ'লঃ- হুদাইবিয়ার সন্ধির পর যেসব মুসলমান স্ত্রীলোক মক্কা হতে হিজরাত করে মদীনায় আসছিলেন 
এবং সন্ধির শর্ত অনুযায়ী মুসলমান পুরুষদের ন্যায় মুসলমান স্ত্রী লোকদেরকেও কাফেরদের হাতে প্রত্যার্পণ করতে 
হবে কি হবে না এ বিষয়ে একটি জটিল প্রশ্ন দেখা দিয়েছিল,- এ দুটি ব্যাপারের উল্লেখে একথা নিশ্চিতভাবে 
নিদিষ্ট হয়ে গেল যে, এ সুরাটি হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের মধ্যবর্তী সময়ে নাযিল হয়েছিল । এ সুরাটির 
শেষ ভাগে একটি তৃতীয় বিষয়েরও উল্লেখ হয়েছে । আর তা হ'লঃ- স্ত্রী লোকেরা ঈমান এনে যখন নবী করীমের 
(সঃ) সন্মুখে "বয়আত" গ্রহণের জন্য উপস্থিত হবে তখন তাদের নিকট হতে তিনি কি কি বিষয়ের প্রতিশ্রুতি 
গ্রহণ করবেন । সূরার এ অংশ সম্পর্কেও অনুমান এই যে, এ মক্কা বিজয়ের পূর্বেই নাযিল হয়েছিল । কেননা মক্কা 
বিজয়ের পর কুরাইশ পুরুষদের ন্যায় তাদের বহু সংখ্যক স্ত্রীলোকদেরও একই সময়ে ইসলামে শামিল হওয়ার 
সম্ভাবনা দেখা দিয়েছিল । আর তখনই সামষ্টিকতাবে তাদের নিকট প্রতিশ্রুতি গ্রহণের প্রয়োজন দেখা দেয়া 
অবশ্যভাবী ছিল । 


চস 


ইত 


cai 


৩০৩০০2৩০৩৩৩ 


২২০০০২২২২৩২ 


নেন 


২5০ 


LCE 


০৩০৩৫ 


বই 


২৯৩০৭ 


ew 


CCA AL A CA ATL 


তু গুতা 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


এ সূরাটির তিনটি অংশ আছে। প্রথম অংশ সুরার শুরু হতে ৯ম আয়াত পর্যন্ত । সুরার শেষ ১৩ নম্বর আয়াতও 
এরই সঙ্গে সম্পর্কিত | হযরত হাতিব ইবনে আবু বালতায়া (রাঃ) শুধু নিজের পরিবার পরিজনকে রক্ষা করার 
মানসে রসূলে করীমের একটি অতীব গুরুত্বপূর্ণ সামরিক গোপন তথ্য শত্রুপক্ষকে জানিয়ে দেয়ার চেষ্টা 
করেছিলেন । যথা- সময়ে এ চেষ্টাকে ব্যর্থ করে দেয়া না হলে মক্কা বিজয়কালে ব্যাপক রক্তপাত হ'ত । 
মুসলমানদেরও বহু মূল্যবান প্রাণ বিনষ্ট হয়ে যেত । কুরাইশদেরও বহু লোক নিহত হ’ত- যারা পরবর্তী কালে 
ইসলামের ব্যাপারে বিরাট অবদান রাখতে সক্ষম হয়েছিল । মকা শান্তিপূর্ণ পদ্ধতিতে বিজিত হওয়ার কারণে যে 
শুভ ফল লাভ সম্ভব হয়েছিল তারও কোন পথ থাকতো না ৷ আর এ অপূরণীয় ক্ষতি কেবলমাত্র এ কারণেই 
সাধিত হ'ত যে, মুসলমানদেরই একজন নিজের পরিবার পরিজনকে যুদ্ধের ভয়াবহ পরিণতি হতে রক্ষা করতে 
চেয়েছিলেন | সূরার এই আয়াতসমূহে এ আচরণের তীব্র সমালোচনা পেশ করা হয়েছে । হযরত হাতিবের এ 
মারাত্মক ত্রুটি সম্পর্কে হুশিয়ার করে আল্লাহ তা'আলা সব ঈমানদার লোককে এ শিক্ষা দিয়েছেন যে, কোন 
অবস্থায়ই এবং কোন উদ্দেশ্যেই ইসলামের শত্রু কাফেরদের সংগে বন্ধৃতা-ভালোবাসার বিন্দুমাত্র সম্পর্ক রাখাও 
কোন মুসলমানের উচিৎ নয় । কুফর ও ইসলামের ছন্দে কাফেরদের পক্ষে সুবিধাজনক কোন কাজই মুসলমানদের 


SAS SAN SSCA Ee EUSA COUN TDD DODD OD DODD DDD TID 


Ce DDD DDC ECCS SECC DDD 


০৫০২৩৫০৫০২৫ CA CA CAL CA TNC 


pepe, 


সর 


9৩২৩১৯৮৯৩৩০ 


Ss PEE EOE EEE EEE EEE 


ERE 


~~ 


৫ 


০৩৬২৬৩০৩৩৬০: 
N করা সম্পূর্ণ অনুচিত । অবশ্য যে কাফের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কার্যত শত্রুতা ও কষ্টদানের আচরণ 

করেনি, তার প্রতি অনুগ্রহমূলক ব্যবহার অবলম্বনে কোন আপত্তির কারণ নেই । 

১০ম-১১শ আয়াত দুটি মূল আলোচ্যের িতীয় অংশ ! এতে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার সমাধান 
পেশ করা হয়েছে। সমস্যাটি তখন খুব জটিলতার সৃষ্টি করছিল । সমস্যাটি ছিল এইঃ মক্কায় বহু সংখ্যক মুসলিম 
নারীর স্বামী কাফের ছিল। তারা কোন না কোন উপায়ে হিজরাত করে মদীনায় উপস্থিত হতেন । অনুরূপভাবে বহু 
সংখ্যক মুসলিম পুরুষ এমন ছিলেন যাদের স্ত্রীরা ছিল কাফের আর তারা মকাতেই থেকে গিয়েছিল । অতঃপর 
এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক অক্ষত আছে কি না সেই সম্পর্কে তীব্র প্রশ্ন দেখা দিয়েছিল । আল্লাহতা'আলা এ 
আয়াত কটিতে এ সমস্যাটির চূড়ান্ত সমাধান করে দিয়েছেন । তাঁর সিদ্ধান্ত হ'ল এই যে, মুসলিম নারীর জন্য 
কাফের স্বামী হালাল নয় এবং মুসলিম পুরুষের জন্যেও জায়েজ নয় কাফের নারীকে নিজের স্ত্রী করে রাখা । 
বস্তুতঃ এ সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ আইনগত ফলাফল সম্পন্ন । [তাফহীমুল কুরআনের টীকায় এর বিস্তারিত ব্যাখ্যা 


রা 


এটি, 


৯১৯১ 


SN 


OD 


oe 


Pam amare? 


ইত 


২৯ 


DDD DD 


৮১০০১ 


১২ নম্বর আয়াত আলোচ্যের তৃতীয় অংশ ৷ এতে রসূলে করীম (সঃ) কে নির্দেশ দেয়া হয়েছে যে, যে সব স্ত্রী 
লোক ইসলাম কবুল করবে, তাদের নিকট হতে জাহেলিয়াতের যুগে আরব নারীদের মধ্যে সাধারণভাবে প্রচলিত 
বহু বড় বড় দোষ-তুটি হতে মুক্ত থাকার প্রতিশ্রুতি গ্রহণ করুন | সে সংগে এ কথারও অংগীকার গ্রহণ করুন 
যে, ভবিষাতে আল্লাহর নির্দেশ অনুযায়ী রসুলে করীমের তরফ হতে উপস্থাপিত যাবতীয় কল্যাণ ও মংগলময় 
নিয়ম-নীতি ও আইন-কানুন অনুসরণ-পালন করে চলতে বাধ্য ও প্রস্তুত থাকবেন । 


৩৩০৯৯১৯৩৩৩৩ ৯৯ 


SAE 


2৩৩৩৬ 


৩৩ 
৩৫৫৫২২২০০২৩ TDD TDD DODD DT DDD TD TD STD TDD DT DTT Da COCCI TTD TAP DOTS 


৩ 


"পুল 


৩৩৩ 


ৰ 


ft 
|e 


৫৫৫৫525৮৩৩৩ 
১ ১ লি 


/8— 


Fl 


৬০ সূরা মুমতাহিনা ২৬ পারা ২৮ 


শি 


৫. এপ শত 252 টি 2 * 
৩৬,৩৬৩ 2৯৬০৯] Ben (৭৯ 


দুই তার রুকু মাদানী মুমতাহিনা সুরা (৬০) তেরতার আয়াত 


RPC TNE 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু) 


5 ১% 2৫৪ 22 উস SL রি 2৮1৮5 5% সা 
2১51 ৯৩৬৬ 2 ৬১৬৯৪ 1১৩৬৬ ৯) 1৮ ০৩ 


বন্ধুদপে তোমাদের শত্রুকে ও আমারশত্ুকে তোমরা গ্রহণকরো না ঈমান এনেছে যারা ওহে 


তা A 
230A /% 5৮৫৫৫ পা রত. ০৫৮৮৭ 2 23 ৫১৪2১ 

EE ৩৮ ৩৩ 2 553240 42) 65 

তোমাদের কাছে যা তারা অস্বীকার নিশ্চয় অথচ বন্ধুত্ব তাদের সাথে তোমরা স্থাপনকর 

এসেছে টা রঃ করেছে 

॥ 27 320 3 Pd পার্ট 22৫৫ ঠ 2 3 ত্ণ এ 

৬ ep 2 ৫ w পার্ট 24টি গু তি রত এ 

AL 1৯৪৮ তা এডি, 5 05521 ৯৯১৯৪ ০৬৯ ৩ 
উপর তোমরা ঈমান 'একারণে। তোমাদেরকেও এবং  রসূলকে তারাবহিষ্কার করেছে সত্য 
আল্লাহর এনেছে যে 


4০৯৯ ৫৫2 টি এ তত 7212 Se OAL 222% 5 AR 
$5৩,৮০7 ৩০ 5 ১৭2৩ এ ৩1 ৮ 


আমার সন্তুষ্টির সন্ধানে ও আমার পথে জিহাদে তোমরা বের হয়ে থাক যদি তোমাদের রব 


৭০০০22৩০৩৩৩ 


১" "হে ঈমানদার লোকেরা১। তোমরা যদি আমার পথে জিহাদ করার জন্য ও আমার সন্তোষ লাভের যানসে 
(দেশ ছাড়িয়া ঘর হইতে) বাহির হইয়া থাক, তাহা হইলে আমার ও তোমাদের শতুদিগকে বন্ধু বানাইও না । 
তোমরা তো তাহাদের সহিত বন্ধুতা স্থাপন কর অথচ যে সত্য তোমাদের নিকট আসিয়াছে তাহা মানিয়া লইতে 
তাহারা ইতিপূর্বেই অস্বীকার করিয়াছে । আর তাহাদের আচরণ এই যে, তাহারা রসূল এবং স্বয়ং তোমাদিগকে 
শুধু এই কারণে দেশ হইতে নির্বাসিত করে যে, তোমরা তোমাদের রব আল্লাহ'র প্রতি ঈমান আনিয়াছ ৷ তোমরা 
গোপনে তাহাদিগকে বন্ধুতাপূর্ণ বাণী পাঠাও, 


Ns 

১।  তফসীরকারকগণ এ বিষয়ে একমত যে, যখন মন্ধায় মুশরেকদের নামে লিখিত হযরত হাতেব বিন্আাবি বালতাআর (রাঃ)-পত্র-যাতে তিনি পূর্বাহ্ন 
শতুদের জানিয়ে দিয়েছিলেন যে রসূলুল্লাহ (সঃ) মক্কা আক্রমণ করতে চলেছেন-- ধরা পড়েছিল সেই সময় এ আয়াত অবতীর্ণ হয়। Y 
উত্তর 


৫৩552525255 


2০০০৯৩১০০৩৩ 


সপ 


ই 


করে 
৮24 2৫৮৮552৫৩৪০ 
2 চি নেব 3 & 
ঃ কখন না তোমরা কাফের: যদি তারা কামনা 
হও করে 


AI 


১) 


৫৩৩৫৩ 


২২০০ 
পি 


অথচ তোমরা যাহা কিছু গোপনে কর, আর যাহা কর প্রকাশ্যে, 
প্রত্যেকটি ব্যাপারই আমি ভালভাবেই জানি । তোমাদের যে ব্যক্তিই এইরূপ করে, নিশ্চিত জানিও, সে সত্য পথ 
হইতে ভ্র্ট হইয়া গিয়াছে। 
২" তাহাদের আচরণ তো এই যে, তাহারা তোমাদিগকে কাবু ও জব্দ করিতে পারিলে তোমাদের সহিত 
শতুতা করে, হাত ও মুখের ভাষা দ্বারা তোমাদিগকে জ্বালাতন দেয় | তাহারা তো ইহাই চায় যে, কোন না কোন 
ভাবে তোমরা কাফের হইয়া যাও । 


৩* কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তার সম্পর্ক তোমাদের কোন কাজে আসিবে, না তোমাদের সন্তান- 
সম্ভৃতি২ | সেই দিন আল্লাহ তোমাদের মাঝে বিচ্ছেদ সৃষ্টি করিয়া দিবেনও ! আর তিনিই তোমাদের কাজ-কর্মের 


হু 
তত 


০৩৩০৩ 
তং 


SANA TE 


ST 
৯১ 


জর 
পর অজ 


DTD 


হযরত হাতেব (রাঃ) এ কাছ এই উদ্দেশ্যে করেছিলেন যে মক্কায় তীর যে পরিবারবর্গ আছে যুদ্ধের সময় তারা যেন নিরাপদে থাকে; 

অর্থাৎ দুনিয়ার সমস্ত আত্মীয়তা, সম্পর্ক ও সংযোগ সেখানে ছিন্ন করে দেয়া হবে । প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে স্বকীয় সত্ায় সেখানে উপস্থিত 
হবে । সুতরাং দুনিয়ার কোন লোকেরই কোন ঘনিষ্ঠতা বা বন্ধুত্ব বা দলবদ্ধতার খাতিরে কোন অবৈধ কাজ করা উচিত নয়। কেননা নিজের কাজের 
শান্তি তার নিজেরই তোগ করতে হবে, তার নিজের দায়িত্বের মধ্যে অন্য কেউ অংশীদার হবে না। 


৮০০১৩ 


৬০ সূরা মুমতাহিলা লা পারা২৮ 
চি 52555555555 সি 


DDD 
| 
DED 


১১১৯৯৯৯০৯৯৯ 


০০০৩১২৩৫২৩৩ ত১৯০১৯৯১৯১১৯৯১ 
০ 


১২০৯০ 


SS 


তোমাদের হতে 


৫৮ ৮6৮৫ পরছে 
215 


Ld 


আমাদের মাঝে সৃষ্টি হল ও তোমাদেরকে আমরা অস্বীকার করছি আল্লাহ ছাড়া 


29 পা তারপরও 


8৪৬৬) 
শতুতা 


৮ 


পরে বেত এপর্প রা ৫১05 ৮৩ 
EE) w ৫ ৬৯ ৬৬ 
DW ০৬৬৯০ 4৩৪৯) Br) ০5 


তোমার জন্যে আমি ক্ষমা চাইব অবশ্যই তার বাপের জন্যে ইবরাহীমের উক্তি তবে 


গেস্ট 


টি 2 রও A 2 
৮৬৮ ৩2 44১৩2 ৯২ ৬৬ 


L Z£ 
জেরার জার হেনা রব কিছুই কোন আল্লাহ হতে তোমার জন্যে সাধ্য রাখিআমি না 


Ee ৫৫2৫ 
৬১৬৯ 
৬ Pah 


৪' তোমাদের জন্য ইব্রাহীম ও তাহার সংগী-সাধীদের মধ্যে একটা উত্তম আদর্শ রহিয়াছে । তাহারা তাহাদের 
জনগণকে স্পষ্ট ভাষায় বলিয়া দিয়াছেঃ "আমি তোমাদের হইতে এবং খোদাকে ছাড়িয়া যে-মাবুদের তোমরা 
পৃজা-উপাসনা কর তাহাদের হইতে সম্পূর্ণ নিঃসম্পর্ক ও বিমুখ | আমরা.তোমাদের অস্বীকার করিয়াছিঃ এবং 
আমাদের ও তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা স্থাপিত হইয়াছে ও বিরোধ-ব্যবধান শুরু হইয়া গিয়াছে- 
যতক্ষণ তোমরা এক আল্লাহ'র প্রতি ঈমান না আনিবে ।* তবে ইবরাহীমের তাঁহার পিতার জন্য এই কথা বলা 
(ইহা হইতে স্বতন্ত্ৰ ব্যাপার) যে, "'আমি আপনার জন্য মাগফিরাত চাহিয়া অবশ্যই আবেদন করিব । আর আল্লাহ'র 
নিকট হইতে আপনার জন্য কিছু আদায় করিয়া লওয়া আমার সাধ্যের বাহিরে৫।” (আর ইবরাহীম ও তাহার সংগী- 


সংগী-সাথীদের প্রার্থনা ছিল এইঃ) "হে আমাদের রর্‌। তোমার ওপরই আমরা ভরসা ও নির্ভরতা রাখিয়াছি ও 
তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন করিয়াছি এবং তোমার সমীপে আমাদিগকে প্রত্যাবর্তন 'করিতে হইবে 
৪। অৰ্থাৎ আমরা তোমাদের কাফের (অমান্যকারী) । তোমরা সত্যপস্থী বলে আমর! মানিনা এবং তোমাদের ধর্মকে মানি না । 


৫1. অন্য কথায় এর অর্থ হচ্ছেঃ- তোমাদের জন্যে হযরত ইবরাহীম (আঃ)-এর এই কথা অনুসরণযোগ্য যে, তিনি নিজের কাফের ও মুশরেক 
কওযকে পরিষ্কারভাবে তাঁর অসন্তুষ্টি ও সম্পর্কচ্ছেদের কথা ঘোষণা করে জানিয়ে দিয়েছিলেন ৷ কিন্তু তিনি যে নিজের মুশরেক পিতার জন্যে ক্ষমা 
প্রার্থনা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কার্যতঃ তীর জন্য প্রার্থনা করেছিলেন- এ বিষয়টি তোমাদের জন্যে অনুকরণীয় নয় । 


৩৮৩৩৩554৯59 


৫৩৩ 


০৫ 
২০০১০০০০০৩৩ 


০৯০১০০০৫০০০ 


পিসের সল্প 


সি 


তক 
৩:৩৩ 


ho 


৬০ সূরা মুমতাহিনা কে পারা ২৮ 


কুহু 
৮৫০৩০৩০৫৩২৩ ৯১৯১৯১৯১১৯৯ 


পা 
বি পর্দা তে চা পাঠ হি ৮৫৩ 
® Ae b ৯৯৩০৯ ৬ 2 2% Ct ৫৫ 
৩১৪৪ 2 ৮৮৮ CA GL SI 
আমাদের ও কুফরি করেছে 0৮ ফিতনা আমাদের বানিও না হে আমাদের রব 


নে PANE 242 ১ A 2 ৮5 (2 পর্ণ ঠা A PAL 
ও ৩6 ৬৬৪) ০ ১১ ০০০০০ ৬ "95 


তোমাদের জন্যে আছে নিশ্চয় প্রজ্ঞাময় পরাক্রমশালী তুমিই তুমি নিশ্চয় হে আমাদের রব 


ধৰব 
১৯১৯১২৯৯৯১৯ কই 


aD DPT) Am) 


১৯ 


গা লা লা প276 পান ভি. 453 Brrr 92239, 
৩৮ ১৯১৯১ ৪৯৯5 llr ও তু ob ৮৫৪3 


যে এবং শেষ দিনের ও আল্লাহর আকাঙ্খা যে(তার)জন্যে উত্তম আদর্শ তাদের মধ্যে 


৯ 


৯১৯ PAT 


পন ০ বব এ ৮ এ ৬০ ৯০ ৯ ৪:2১ 


| রাখে 

| ৫2৫ ঠা 29), Ad EE PIA BL 2 28 ৫1৫৫8 পর্ণ [Hh 
রিতা Wr টে | ০51 ৯৯ wl ৩৬ ৯৮০2 |: 
| সৃষ্টিকে আল্লাহ সম্ভবত প্রশংসিত. জভাবহীন তিনিই আল্লাহ্‌ নিশ্চয় তবে মুখ ফিরাবে |: 
/ ৫৫ ৩ পে 22823 2 রি 
4 (৫ রে ৬৬ 32% IWAN AI. AI রত ৫৮5৩ 15 

: ৮১১৮০ প্র 7555 5:৬৩ ভ 5০৩7 
বন্ধুত্ব : তাদের মধো তোমরা শতুতা যাদের (তাদের) মাঝে ও তোমাদের |” 
A করেছ সাথে মাঝে |৮ 
[08] ৫" হে আমাদের খোদা। আমাদিগকে কাফেরদের জন্য ‘ফিতনা’ বানাইয়া দিও না৬। -হে আমাদের রর, | 
‘A আমাদের অপরাধগুলিকে মাফ করিয়া দাও ৷ নিঃসন্দেহ যে, তুমিই মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ-বিচক্ষণ ৷” 
y ৬' এই লোকদের কর্মপদ্ধতিতেই তোমাদের জন্য ও এমন প্রত্যেক ব্যক্তির জন্য উন্নত মানের আদর্শ রহিয়াছে | 
| যে আল্লাহ ও পরকালের দিনের আকাঙ্খী তাঁহার দিক হইতে যে লোক বিমুখ হইবে" তবে আল্লাহ্‌ তো অনন্য - |! 
| নির্ভর এবং স্বতঃই প্রশংসিত । টড 
S র্কুঃ ২ : 
৭' অসম্ভব নয় যে, আল্লাহ্‌ তোমাদের ও সেই লোকদের মধ্যে কখনও বন্ধুতা-তালোবাসার সঞ্চার করিয়া [$ 


দিবেন, যাহাদের সহিত আজ তোমরা শত্রুতার সৃষ্টি করিয়া লইয়াছণ। 


প্রমাণ স্বরূপ গণ্য করে যে আমরা সত্যের উপর আছি এবং মুমিনরা অসত্যের উপর আছে; বা মুমিনদের উপর কাফেরদের যুলুম অত্যাচারের 
বাড়াবাড়ি মুমিনদের ধৈর্যের সীমা অতিক্রম করে এবং অবশেষে মূ'মিনরা কাফেরদের কাছে অবনত হয়ে নিজেদের ধর্মের ও চরিত্র বিভ্রুয্ম করতে 
প্রস্তুত হয়; অথবা সত্য ধর্মের প্রতিনিধিত্বের উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত থাক সত্ত্বেও মু’মিনরা সেই মর্যাদার উপযোগী নৈতিক শ্রেষ্ঠত্ব থেকে বঞ্চিত 
থাকে এবং জগৎ তাদের চরিত্র ও ব্যবহারের মধ্যে সেই একই পোষ লক্ষ্য করে যা জাহেলিয়াতের সমাজে সাধারণভাবে ব্যাপ্ত হয়ে আছে । এতে 


J 
8] ৬। কাফেরদের পক্ষে 'ফিতনা' স্বরূপ হওয়া কয়েক প্রকারে হতে পারে £ যথা-কাফেররা মুমিনের উপর বিজয়ী হ'য়ে নিজেদের এই জয়কে এ কথার 
v 


v 

” কাফেরদের এ কথা বলার সুযোগ হয় বে- এই ধর্মে কি এমন ভাল জিনিস আছে যার জন্য আমাদের কুফরীর উপর তার শ্রেষ্ঠত্ব আছে বলে মানা 

3 যাবে? 

৭। উপরোক্ত আয়াতে মুসলমানদেরকে নিজের কাফের আত্মীয়- স্বজনদের :.₹গ সম্পর্কচ্ছেদের শিক্ষা দেয়ার পর এ আশাও দেয়া হয়েছে যে- এমন 
সময়ও আসতে পারে যখন তোমাদের এই আত্মীয়-স্বজন মুসলমান হয়ে যাবে এবং আদ্রকের শতুতা কাল পুনরায় বন্ধুত্বে পরিবর্তিত হ'য়ে যাবে। 


রি ভেজে রাজ একর ক 2৮5৮2৮5৮৮52 22-৩৮-৮৮85 হর র্ 


বব এ এ পির প্র এ পাত্রে হা এনএ জু 


৬০ সূরা মুমতাহিনা 0 পারা ২৮ 


রি CRs CAC AA A ax xa ae aa ০৩৬ aN এত ৮৯ সস ৯প ৬৮৯৯৮৯১৮৯৮৯ ৮৯১৮৯ ”১৯৮৯৮ 222 


ও 22 Sok HES E55 


মেহেরবান নিত OEE ECT 


LAE i 


এবং দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ নাই (তাদের) যারা 


হত 


৯ 


hiss! 

? 228347 5 
(৮১১১: ৬ 
ভালবাসেন আল্লাহ্‌ নিশ্চয় তাদেরসহিত তোমরান্যায়বিচার ও 

কর ১৮৮ 


এসি ৫ ৬০ ৮০৪ 05)5 2৮১80] 


ব্যাপারে যারা (তাদের) থেকে আল্লাহ ETT 
ER মূলতঃ ন্যায় বিচার কারীদের 


1829১ ৮9৫ ৩৯ ও 2 ৬:১১) 


ড্র এবং তোমাদের ঘর থেকে তোমাদের বহিষ্কার করেছে ও মি 


গুলো 
উর 34 +£ পাঠ 
অ১ঠ ৩) =>) 
তাদের তোমরা বন্ধুত্ব যে তোমাদের বহিষ্কার 
সাথে কর 


TATA > DS 
৯০০২২ 


১১৯৭ 


ৃ 


০ 


১৯০১৯ aD 


ava" 


আল্লাহ বড়ই শক্তিমান এবং তিনি অতীব ক্ষমাশীল ও দয়াবান ৷ 


৮ আল্লাহ তোমাদিগকে নিষেধ করেন না এই কাজ হইতে যে, তোমরা সেই লোকদের সহিত কল্যাণময় ও 
সুবিচারপূর্ণ ব্যবহার করিবে যাহারা দ্বীনের র্যাপারে তোমাদের সহিত যুদ্ধ করে নাই এবং তোমাদিগকে তোমাদের 
ঘর-বাড়ী হইতে বহিষ্কৃত করে নাই । সুবিচারকারীদিগকে তো আল্লাহ পছন্দ করেন৮। 

৯' তিনি তোমাদিগকে যে কাজ হইতে বিরত থাকিতে বলেন, তাহা হইতেছেঃ তোমাদের বন্ধুতা করা সেই 
লোকদের সহিত যাহারা তোমাদের সংগে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করিয়াছে, তোমাদিগকে তোমাদের ঘর-বাড়ী 

_ হইতে বহিষ্কৃত করিয়াছে ও তোমাদিগকে বহিষ্কৃত করার ব্যাপারে পরস্পরের সাহায্য-সহযোগিতা করিয়াছে। 


EMEA Po Too Po Ped ol 
TPL মি তি বদ উহ VUE SEE ST ST জি ney PEs 


মর্ম হচ্ছে- যে ব্যক্তি তোমাদের প্রতি শতৃতা পোষণ করে না, বিচারের দাবী হচ্ছে- তোমরাও তার সাথে শত্রুতা পোষণ করবে না । শত্রু ও অশতু 
উভয়কে একই পর্যায়ে গণ্য কর! এবং উভয়ের সংগে একরূপ ব্যবহার কর বিচার-সম্মত নয়। সেই সব লোকদের প্রতি কঠোর ব্যবহার করার 
হক আছে যারা ঈমান আনার জন্যে তোমাদের উপর অত্যাচার করেছে ও তোমাদেরকে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছে, এবং তোমরা দেশ 
ত্যাগ করার পরও যারা তোমাদের পিছন ছাড়েনি কিন্তু যেসব লোক এই অত্যাচারে কোন অংশগ্রহণ করেনি, রিচারের দাবী হচ্ছে- তোমরা 
তাদের সাথে সৎ ব্যবহার করবে এবং সম্পর্ক ও আত্মীয়তার দিক দিয়ে তোমাদের উপর তাদের যেসব হক আছে তা পালন করতে কোন তুটি 
করবেনা । 


a CAAA এ একশ বনি 


এ এত 


৬০ সূরা মুমতাহিনা i পারা ২৮ 


৫ 552 LAIN 1 1 49 টি 292 94 A Pd 7 
eee ৰ চিঠি ছিব [2 ডি ৬ 
তাদের তোমরা পরীক্ষা তখন মুহাজির হয়ে মুমিন মহিলারা তোমাদের কাছে আসবে যখন ঈমান এনেছ 


৫4৫ 27 ৫495522151৫ এ ৫8125 ৫৫ ৪৬৫ 
৬ ১১৮৮ ৫2৯৮ SOF OEE Bf 


না তখন মুমিন রূপে তাদের তোমরা জানতে যদি অতএব তাদের ঈমান সম্পর্কে খুবজানেন আল্লাহ 
পার 


L222 ৫ রা পর্ণ ০ ৫.৫ "এ 25৪1 ৫৭ 
Le) 
৩১১১০ ৩! পিউ | 


বা 2 তা ১85 টে 25992 | 


১৩৪১৯ 8৮015 


তাদের মোহর তাদের তোমরা দাও 


এই লোকদের সহিত যাহারা বন্ধুতা করে তাহারাই যালেম। 


১০ হে ঈমানদার লোকেরা, ঈমানদার মহিলারা যখন হিজরাত করিয়া তোমাদের নিকট আসিবে, তখন 
তাহাদের (ঈমানদার হওয়ার ব্যাপারটি) যাচাই-পরখ করিয়া লও- আর তাহাদের ঈমানের প্রকৃত অবস্থা আল্লাহ- 
ই- ভালো জানেন | তোমরা যদি নিঃসন্দেহে জানিতে পার যে, তাহারা মু'মিন, তাহা হইলে তাহাদিগকে 
কাফেরদের নিকট ফিরাইয়া দিও না৯। না তাহারা কাফেরদের জন্য হালাল, না কাফের পুরুষরা তাহাদের জন্য 
হালাল । তাহাদের কাফের স্বামীরা যে মোহরানা তাহাদিগকে দিয়াছিল তাহা তাহাদিগকে ফিরাইয়া দাও । 
তোমাদের নিজেদের তাহাদিগকে বিবাহ করায় কোনই দোষ নাই- যদি তোমরা তাহাদের মোহরানা তাহাদিগকে 
আদায় করিয়া দাও১০। 


৯।  হোদায়বিয়ার সন্ধির পর প্রথম প্রথম তো মুসলমান পুরুষ যকা থেকে পালিয়ে পালিয়ে মদীনায় আসতে থাকে এবং চূক্তির শর্তানুষায়ী তাদের 
ফিরিয়ে পাঠানো হতে থাকে; কিন্তু এরপর মুসলিম নারীদের ক্রমাগত আগমন শুরু হয়ে যায় এবং কাফেররা চুক্তির দোহাই দিয়ে তাদের ফিরে 
পাবারও দাবী জানায়। এ সম্পর্কে এই প্রশ্ন উঠে- হোদাইবিয়ার চুক্তি কি ্ত্রীলোকদের উপরও প্রযোজ্য হবে? আল্লাহতা'আালা এই প্রশ্নের এই উত্তর 
দেন বে- যদি সে মুসলমান হয় এবং এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায় যে, কৃতঃ ঈমানের খাতিরেই সে হিত্ররত করে এসেছে_ অন্য কোন কারণে 
আসেনি তবে তাকে ফিরিয়ে দেয়া হবে না । এ আদেশের ভিত্তি হচ্ছে- চুক্তিপত্রে লিখিত শর্তে 'রাজুলুন” (পুরুষ) শব্দ লিখিত ছিল- বেমন বোধারীর 
বর্ণনায়উ স্লেখিতআছে। 

১০1 মর্ম হচ্ছে- তাদের কাফের স্বামীদের যে মোহর ফিরিয়ে দেয়া হবে সেই মোহরই এই স্ত্রী লোকদের মোহর বলে গণ্য হবে না । বরং এখন বে 
মুসলমানই তাদের মধ্যে কোন স্ত্রী লোককে বিবাহ করতে ইচ্ছা করবে সে যেন তার মোহর আদায় করে তাকে বিবাহ করে । 


৫৫৬৩৩১৭০০১৩ 222252 


৬০ সূরা মুমতাহিনা পারা ২৮ 
.______. _-_- -_ _, -_ ২ শি শী শশা ীঁীা — — — — — শী? 
তু না 


২৮০৭৩০৩৩০৩০ 


176৮) 1 24251 গু 22 oS ৮০৪ ৩ pS f 


তারা চেয়ে ও তোমরা খরচ যা তোমরা ও কাফের স্ত্রীদের বিবাহ বন্ধন চিয়া না এবং 
রে 


নেবে করছে চাও 
lr TT পা ওত ১৫ Fiat ৩৫ ধু চপ টা, 5 58৫2 
© i ras এ) ১১০৩৪ KC ১৪০১ ৮০৮2১ ১1৯22১। 
রি রর তিনি 
ফয়সালা আল্লাহর নির্দেশ এটা 
দেন 


প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহ্‌ এবং তোমাদের মাঝে তারা খরচ যা 


04 2৯০ (৩ ৫ 4 রি পর্ব না 118 3 Ld 
56 723৩ ১৩ ৩০55 2 সত ASE ৩॥ 5 
তোমরা তকে তোমরা অতঃপর কাফেরদের নিকট তোমাদের স্ত্রীদের থেকে কিছু তোমাদের যদি এবং 
দাও সুযোগ পাও (মোহর) হাত ছাড়া হয় 


১০৪৫ 2 3223 ৫2৫ DAA এ এল তি 


lS ভে অর্থ পু 2 / ৮12 ৬ ৰ 
2৮1 ৬৬ al 145) 3A Gee পৰই 251 ৩৯১১ 2১ 


কোন 


আল্লাহর সাথে তারা শিরক করবে না যে (এ কথার) 
উপর 

আর তোমরা নিজেরাও কাফের মেয়ে-লোকদিগকে নিজেদের বিবাহে আটকাইয়া রাখিও 
না। তোমরা যে মোহরানা তোমাদের স্ত্রীদিগকে দিয়াছিলে তাহা তোমরা ফেরত চাহিয়া লও | আর যে মোহরানা 
নির্দেশ। তিনি তোমাদের মাঝে ফয়সালা করিয়া দেন। আর আল্লাহ সর্বজ্ঞ, সুবিজ্ঞানী । 


১১" তোমাদের কাফের স্ত্রীদিগকে দেওয়া মোহরানা হইতে কিছু অংশ যদি তোমরা কাফেরদের নিকট হইতে 
ফিরাইয়া না পাও, আর ইহার পরই তোমাদের সময় উপস্থিত হয় তাহা হইলে যাহাদের স্ত্রীরা এ দিকে রহিয়া 
গিয়াছে তাহাদিগকে এতটা সম্পদ আদায় করিয়া দাও যাহা তাহাদের দেওয়া মোহরানার সমান হইবে । আর 
সেই খোদাকে ভয় করিতে থাক যাঁহার প্রতি তোমরা ঈমান আনিয়াছ। 


১২" হে নবী ! তোমার নিকট মু"মিন স্ত্রীলোকেরা যদি এই কথার ওপর 'বয়আত” করার জন্য আসে১১ এবং 
এই কথার প্রতিশ্রুতি দান করে যে, তাহারা আল্লাহ'র সহিত কোন জিনিসই শরীক করিবে না, চুরি করিবে না, 
১১। এ আয়াত মক্কা বিজয়ের কিছু পূর্বে নাযিল হয়েছিল। এরপর যখন মক্কা বিজয় হলো তখন কুরাইশরা দলে দলে হযুরের কাছে বয়আত করার জন্যে 

উপস্থিত হতে শুরু করলো । তিনি সাফা পাহাড়ের উপর নিছে পুরুষদের বয়আত গ্রহণ করেন এবং স্ত্রীলোকদের বয়আত গ্রহণের জন্যেও এই 

আয়াতে উল্লেখিত বিষয়সমূহের অংগীকার লওয়ার জন্যে তিনি নিজের পক্ষ থেকে হযরত ওমরকে (রাঃ) নিযুক্ত করেন । এর পর মদীনায় 
যতন করে ছিলি একটি সালে আনসারদের ীদোকদের একর করতে নির্দেশ দেন এরংহ্যরত তমরকে (1) তাদের বরআাড গ্রহণের জনো 
4 প্রেরণ করেন। 


১২ A NAL ৬৮৫ ৬৮৫০৬ 5 NAAN AA AAA AAT DBT RT aD এপ এপ পপ এল ৪৯৮০৯ ০৯7 BT ৯ ল 2৯৮০ 2৯7 ৯৬৮ ৯০৮ ০৮2৮০ AT ADA BTA AT 


Pua wal Pato a DF Pod mop Fs Bed 


ক 


৬০ সূরা মুমতাহিনা ৩৩ পারা ২৮ 
৪০৯১০১৪৭৯৪৯ 


বত ০ পার্ট বি৫ পে১5 তত A (32 ৩ ANA 
LANs ০2 2 
৩১১৯১ ৬৬৪০ ৯ 2552 ১ 2 


তাদের সন্তানদের তারা হত্যা করবে না এবং তারা জিনা করবে না 


DDT TTA 


২ 


৫ ৫1৮ ৫1:৫0:25. 2৫৫2৫ ৫522৫ ৮ 
™ ® ® ১৫৮১০ ৩১৩ 
১ 5 ৩৪৯ ১ ৬৪৪১ ৩০ 4৬ 


তোমার তারা অবাধ্য না এবং াদেরপাগুলোর ও তাদের হাতলোর মাঝে) তা তারা রচনা অপবাদ 


DD 


৯৯ 


9047 ঃ FLA 2/3 Z 


2 #2 4 
১৪৯৭ 5 ১৪৪৩৬ 


25 1 5:4৫ (৮৫ 
® চর 1 
গযব লোকদের তোমরা বন্ধুত্ব না ঈমান এনেছে. যারা ওহে 
দিয়েছেন (সংগে) 
12 ৮ 25৮ ০৫৫ 


করো 

£€ 2552 L342 BCID 7 পত৮৫৮ ৮15, 2 

SBE SEAT HH ৮4৬1 ৯০:৩৩ ৩ 

কবরগুলোর অধিবাসীদের থেকে কাফেররা নিরাশ যেমন পরকাল থেকে তারা নিরাশ নিশ্চয় যাদের উপর 
হয়েছে হয়েছে 


স্ত্নো-ব্যতিচার করিবে না, নিজেদের সন্তান হত্যা করিবে না, নিজেদের সামনে কোন মিথ্যা দোষারোপ রচনা 
করিয়া আনিবে না১২, এবং কোন স্পষ্ট পরিচিত ন্যায্য ব্যাপারে .তোমার. অবাধ্যতা করিবে না১৩, তবে তুমি 
তাহাদের "বয়আত' গ্রহণ কর এবং তাহাদের জন্য আল্লাহ'র নিকট মাগফিরাতের দোআ কর । নিশ্চয়ই আল্লাহ 
তা'আলা অতীব ক্ষমাশীল ও দয়াবান। 

১৩" হে লোকেরা- যাহারা ঈমান আনিয়াছ, সেই লোকদিগকে বন্ধু বানাইও না যাহাদের ওপর 


ক হর ৯৮১ ১৮১৮০ এপ 


১২। এর দ্বারা দুই প্রকার মিথ্যা দোবারোপ বোঝানে৷ হয়েছে । প্রথম কোন স্ত্রীলোকের পক্ষে অন্য স্ত্রীলোকের বিরুদ্ধে পরস্পরের সংগে প্রেম করার 
অপবাদ দেয়া এবং এই প্রকারের কাহিনী লোকদের মাঝে প্রচার করা | ঘিতীয়- স্ত্রীলাকের পক্ষে পর পূরুবের ওঁরযে সন্তান জন্ম দিয়ে স্বামীকে 
বিশ্বাস দান করা যে- 'এ তোমারই সন্তান ।” রঃ 


এই সংক্ষিপ্ত বাক্যাংশে দুইটি বড় গুরত্ত্পৃ্ণ আইনগত বিষয় বর্ণনা করা হয়েছে । প্রথম- নবী করীম (সঃ) এর প্রতি আনুগত্যের বিষয়েও ভাল 
"কাজের অনুগত্য* -এর শর্ত আরোপ করা হয়েছে ৷ অথচ হুযুর সম্পর্কে এ ব্যাপারে সামান্যতম সন্দেহের অবকাশ ছিল ন! যে, তিনি কখনও . 
খারাবের হুকুম দিতে পারেন । এর দ্বারা স্বতঃই সুস্পষ্টর্ূপে বোঝা যায় বে, দুনিয়াতে কোন সৃষ্ট বন্তুর আনুগত্য খোদায়ী কানুনের সীমা লংঘন করে 
করা যেতে পারে না; কেননা আল্লাহর রাসুলের আনুগত্য পর্যন্ত যখন ‘তাল কাজে আনুগত্য এই শর্তযুক্ত, তখন অন্য কারুর এ মর্যাদা কি করে 
হাতে পারে যে সে শর্তহীন আনুগত্য পাওয়ার হকদার হবে এবং কি করে তাব্র এন্জপ কোন হুকুমের বা আইনের বা পদ্ধতির ও প্রথার অনুসরণ করা 
যেতে পারে বা খোদায়ী কানুনের ধরতিকৃলঃ এই আয়াতে ৫টি নেতিবাচক হুকুম দেয়ার পর ইতিবাচক ছকুম মাত্র একটিই দেয়া হয়েছে । আইনগত 


দোষগুশি উত্তেখ কর! হ’ল জাহেলিয়াতের যুগে জী লোকের যাতে লিপ্ত ছিল, এবং সে দোবস্তলি থেকে বেঁচে থাকার অংগীকার গ্রহণ করা হ'ল! 
কিন্তু ভাল কাজ সম্পর্কে, ভাল কাজের কোন তালিকা পেশ করে অংগীকার গ্রহণ করা হয়নি যে- তোমরা অমুক অমুক কাজ করবে । বরং এই 
প্রতিশ্রুতি লওরা হয়েছিল যে হুযুর (সঃ) যে সৎকাজের হুকুম দান করবেন তা তোমাদের পালন করতে হবে। 


3 

র্‌ 
Ut 

দিক দিয়ে এ ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ । সমন্ত তাল কাজে এ নবী (সঃ)-এর আদেশ পালন করতে হবে । মন্দ কাজ সম্পর্কে সেই বড়বড় 
০০০০০৮১০০১০১১৯৯১৯১৯০১০১৫ 


৬১ সূরা ছফ ৩৪ পারা ২৮ 


| সস SESS SSS SSS 
নামকরণ 


SAT 


০২০৬ 


৯৯৯৯১ 


৯৯ 


সূরার চতুর্থ আয়াতের বাক্যাংশ ৬.৮ 4): $ ৩১৯১৪ হতে এর নাম গৃহীত । অর্থাৎ এ সেই সূরা যাতে 
সাফ্‌ শব্দটি এসেছে । 


নাধিল হওয়ার সময়-কাল 


কোন নির্ভরযোগ্য বর্ণনা হতে এ সূরাটির নাযিল হওয়ার সময়কাল জানা যায়নি । কিন্তু এর বিষয়বস্তু হতে 
অনুমান করা যায়, সম্ভবতঃ সূরাটি ওহুদ যুদ্ধের সমসাময়িক কালে নাযিল হয়ে থাকবে | কেননা এতে যে 
অবস্থাবলীর প্রতি ইঙ্গিত রয়েছে তা এ সময়ই বিরাজ করছিল | 


বিষয়বস্তু ও মূল বক্তব্য 
ঈমানের ক্ষেত্রে একান্তিক নিষ্ঠা ও আন্তরিকতা গ্রহণ ও আল্লাহর পথে প্রাণ উৎসর্গ করার জন্যে 
মুসলমানদেরকে উৎসাহিত করাই হ’ল এর বিষয়বস্তু ও মূল বক্তব্য । এতে দুর্বল ঈমানের লোকদেরকে সহ্বোধন 
করে কথা বলা হয়েছে ৷ ঈমানের মিথ্যা দাবী করে যারা ইসলামে অনুপ্রবেশ লাভ করেছিল তাদেরকেও অনেক 
কথা এতে বলা হয়েছে। যারা আন্তরিক ও নিষ্ঠাবান ছিল তাদেরকেও কোন কোন আয়াতে উভয় শ্রেণীর লোককে 
সম্বোধন করা হয়েছে । আর কোন কোন আয়াতে কেবল মুনাফিকদেরকে | কোন কোনটির লক্ষ্য কেবল 
মুনাফিকদের প্রতি, কোন কোনটির কেবল নিষ্ঠাবানদের প্রতি । কোন্‌ আয়াতে কোন্‌ ধরনের লোকদের সম্বোধন 
করা হয়েছে তা কথার ধরন হতেই বুঝতে পারা যায় । শুরুতে সমস্ত ঈমানদার লোককে সাবধান করা হয়েছে এই 
বলে যে, আল্লাহ'র দৃষ্টিতে সর্বাধিক ঘৃণ্য ব্যক্তি হচ্ছে তারা, যারা মুখে বলে এক কথা আর কাজে করে তার 
বিপরীত । পক্ষান্তরে অতিশয় প্রিয় লোক তারা যারা আল্লাহ'র পথে লড়াই করার জন্যে ইস্পাত নির্মিত প্রাচীরের 
ন্যায় দুর্ভেদ্য হয়ে দীড়ায় । 
৫ম-৭ম আয়াত পর্যন্ত রসূলে করীমের উম্মতের লোকদেরকে সতর্ক করা হয়েছে | বলা হয়েছে যে, 
তোমাদের রসূল ও তোমাদের দ্বীন ইসলামের সঙ্গে তোমাদের সেরূপ আচরণ হওয়া উচিত নয়, যা মুসা (আঃ) ও 
ঈসা (আঃ) এর সঙ্গে বনী-ইসরাঈলের লোকেরা অবলম্বন করেছিল | হযরত মুসা (আঃ) কে তারা আল্লাহ'র সত্য 
নবী ও রসুল জানতো, কিন্তু তা সত্বেও তারা তাকে নানাভাবে স্বালা-যন্ত্রণা দিত | আর হযরত ঈসার সুস্পষ্ট . 
নিদর্শনাবলী প্রত্যক্ষভাবে দেখতে পেয়েও তাঁকে অমান্য ও অবিশ্বাস করা হতে বিরত থাকতো না | এর ফলে এ 
জাতির লোকদের মন-মেজাজের গঠন-প্রকৃতিই বাঁকা হয়ে গেল | আর হেদায়াত গ্রহণের তওঁফিক হতেই 
তাদের বঞ্চিত করা হ'ল | বস্তুতঃ এ কোন আদশস্থানীয় অবস্থা নয় | অন্য কোন জাতিই এ অবস্থা লাভের জন্য 
আগ্রহী হতে পারে বলে ধারণা করা যায় না । 


৮ম-১ম আয়াতে পূর্ণ বলিষ্ঠতা সহকারে ঘোষণা করা হয়েছে যে, ইছদী, খৃষ্টান ও তাদের সঙ্গে যোগ- 
সাজশকারী মুন/ফিকরা আল্লাহ'র এ নূরকে চিরতরে নির্বাপিত করার জন্যে যত চেষ্টাই করুক না কেন এ পূর্ণ 
জাক-জ’মক সহকারে দুনিয়ায় বিস্তার ও প্রসার লাভ করতে থাকবেই । আর মুশরিকদের পক্ষে যতই অসহ্য 
ব্যাপার হোক না কেন, মহান রসূলের প্রচারিত দ্বীন ইসলাম অন্যান্য প্রত্যেকটি দ্বীন ও ধর্মের উপর পূর্ণ মাত্রায় 
বিজয়ী হবেই । 


৩৩০০০০০০০০০ 


০২ 


১২০১ 


টু 


৫৫৩ 


৫৩৩০৬৩১২৩৩২ 


fy 


হু 


সা 


CSAC ASC CCA TOD”) 


সিএ 


চস 


DAS ASC AA SA ae CS LCS 


২৫ 


টে 


J 
Y 
J 
J 
) 
< 


ES 


UA AEA CEN SE EAC EC ar a> TDD DDD DODDS DDD SND ODDS DODDS 


৬১ সূরা ছফ ৩৫ পারা ২৮ 
PLR RRR ERR RRR RRL NN ০০৯৯৯ 
এর পর ১০-১৩শ আয়াতে ঈমানদার লোকদেরকে বলা হয়েছে-ইহকাল ও পরকালে সাফল্য লাভের একটি A 
মাত্র উপায়ই আছে | আর তা হ'ল, আল্লাহ ও তাঁর রসূলের প্রতি সত্যিকারভাবে ও প্রকাস্তিক নিষ্ঠা সহকারে | 
ঈমান আনা এবং আল্লাহর পথে জান ও মাল নিয়োগ করে জিহাদ করা | পরকালে এর ফলশ্রুতিতে আযাব হতে 
মুক্তি-নিষ্কৃতি, গুলাহসমূহের ক্ষমা ও মার্জনা এবং চিরকালের জন্যে জান্নাত লাভ হবে | আর দুনিয়ায় এর 
পুরস্কার হবে খোদার সাহায্য-সহযোগিতা এবং বিজয় ও সাফল্য । 


সুরার শেষ ভাগে ঈমানদার লোকদেরকে বুঝাতে চাওয়া হয়েছে যে, হযরত ঈসার (আঃ) 'হাওয়ারীরা' যেভাবে 
আল্লাহ'র পথে তাকে সমর্থন ও সাহায্য-সহযোগিতা করেছিল, অনুরূপভাব তারাও যেন আল্লাহ'র আনসার- 
আল্লাহ'র সাহায্যকারী হয়ে দাঁড়ায় । তাহলে কাফেরদের মুকাবিলায় তারাও ঠিক তেমনি আল্লাহ'র সাহায্য- 
সহযোগিতা লাভ করতে পারবে, যেমন আগের কালের ঈমানদার লোকেরা লাভ করেছিল । 


উস 
তু 


(2৯ 


TS 


১৯১৮৯০৯৯০১৯ 


A 
? 
A 
Al 
নি 
Al 
n 
n 
নি 
n 
Al 
নি 
A 
f 


তত EAT 2D DDT DDT DTD DTTC ৫৫০ CCAS AOA LY ATT TTD TAT DDT ATT TTT 


৫৩৫৯২৩৫৩৩২৩ 


৫০৫০৫০০০২০০ 


নি 
A 


০ 


৫৫৫৫৩ 


/ 


রি 


৬১ সূরা ছফ ৩৬. পারা ২৮ 


ক, টি রঃ 
7:৫৩ ১১০১০১৩২৯৩৬ 


মাদানী সফ সুরা (৬১) 
1 


১৯১৯5] ১৮-৯৮121৮-১৯৭ 


অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু) 


A 

ABS FL ডা 

বৃ EE AL ADS তো) A 
দুই তার ককু 


২০2৩ 


৫৩ 


72272525857 8 1 11 ৫ বা রা 
yl 52 ১০ U2) ও রা 5 ৬৯০) ৬ Le 2১৬ Rw 
পরাক্রমশালী তিনিই এবং পৃথিবীর মধ্যে যা ও আসমানসমূহের মধ্যে আল্লাহর তসবীহ 

করে 

22227277227 3227) /2, ETT 23/73 
995৫5 I LU 5555 ০1221 5 (6 ০ 2 
তোমরা কর না যা তোমরাবলো কেন ঈমানএনেছ যারা ওহে প্রজ্ঞাময় 
2৫2৫ / 2 ENE Hl পর্ণ এ ৮2৮ ৫৫ 

০১1 ৩০০১ | ৮2 01 এত As ৬৫০ র্ 


রা তোমরা কর না যা তোমরাবলে৷ যে আল্লাহ্র কাছে ক্রোধজনক অতিশয় 
615 5 554৮ Ho, 2.৮ 52 ৮ 2৫৮৮ ৮১ ১৫ 

রর নে *৯| পি 5 ৯ পে রা 
০৩ ৮৪6৫ ৬০৭5৯536555 ৫25 এ 


প্রাচীর তারাযেন সারিবদ্ধহয়ে তাঁর পথে লড়াই করে না পছন্দ করেন 


১৯১২০১৯১১৯০১১১৮১৯১৯১৯১৮১৯২প১৯ a aD A DD PDT IPD DDD DD 

N 

£€- 

E\ 

Ld 

N 
LS 
৬ 
টং 


চি 
be) 
১ 
be) 
E\ 


এখোজ”) ৯ 


১ম রুকু 
১. আল্লাহ'র তস্বীহ করিয়াছে এমন প্রত্যেকটি জিনিস যাহা আকাশমণ্ডল ও পৃথিবীর বুকে বিরাজ করিতেছে । 
তিনিই সর্বজয়ী ও মহা বিজ্ঞানী । 


২. হে ঈমানদার লোকেরা, তোমরা কেন সেই কথা ব’ল যাহা কার্যতঃ কর না ? 
৩. আল্লাহ'র নিকট ইহা অত্যন্ত ক্রোধ উদ্রেককারী ব্যাপার যে, তোমরা বলিবে এমন কথা যাহা কর না । 


৪. আল্লাহৃতো ভালোবাসেন সেই লোকদিগকে যাহারা তাঁহার পথে এমনভাবে কাতার বন্দী হইয়া লড়াই করে 
| যেন তাহারা ইস্পাত নির্মিত প্রাচীর । 


এর থেকে তো প্রথমতঃ জান! গেল-আল্লাহতা'আলা সেই মু'মিনরাই আল্লাহতা'আলার সন্তুষ্টি লাভে কৃতার্থ হর যারা তাঁর রাস্তার প্রাপপাত করতে 
শু বিপদ বরণ করতে প্রস্তুত থাকে | দ্বিতীয়তঃ এ কথাও জানা গেল যে- আল্লাহতা"আল! সেই সেনাদলকে পছন্দ করেন যার মধ্যে তিনটি গুণ 
পাওয়া যার $ ১ ভারা খুব বুঝে-সূঝে আল্লাহর পথে সংগ্রাম করে, এমন কোন পথে লড়াই করেনা যা আল্লাহর পথ নয় । ২. ভারা বিশৃতধপা শু 
বিচ্ছিন্নতায লিশ্ত হয় না বরং দৃঢ় শৃঙ্খলার সংগে সারিবদ্ধ হয়ে লড়াই, করে । ৩. শত্রুর মুকাবিলায় তারা দৌহপ্রাচীরবৎ হয়ে থাকে । 

gl 


৬১ সুরা ছফ ৩৭ পারা ২৮ 


৯১৯১৫১১১১০১ 


৫৯45৫5৫1৮1১, Zl ZL | 5৪. ANZ 2৬ 

র্‌ ed bod ভার্ন এটি 2) 2 চেন 

৩৮৩১৩ 5 352১৮ ৭ ৯ SH ৬০৯ ০৬ 85 

তোমরা জান নিশ্চয় অথচ. আমাকে কেন জাতি হে তার জাতিকে মূসা বলেছিল যখন এবং 
কষ্টদাও তোমরা আমার 


1.4 AL A বের রা 1 
রি yl 6৬1 2215 CE) ০০১1 ৮ 


বন অন্তরসমূহকে আল্লাহ বক্রকরে তারা বক্রতা অতঃপর তোমাদের প্রতি আল্লাহর রসূল আমি যে 
দিলেন 


রর Le 2 2 রা 

tf /৮/৮5৮ 55 রিট ANN ANA ত “স্ব | 5) 1) 
2৮2 0 ০5 UE DCO AD ৬৯০৫ 49 
মারয়ামের পুত্র ঈসা বলল যখন এবং ফাসেক জাতিকে পথ দেখান না আল্লাহ এবং. 


টির 8 5৮4 ১৪ ৫5 শর্ত 2) I. 
৫১৫ রি দি CE Y ষ্ঠ 3 
{ ) Gus ভি, Bl ০৯৯৮ An} Se 


| 
A 
যা জন্যে সত্যায়নকারী তোমাদের প্রতি আল্লার রসূল. আমি নিশ্চয় . ইসরাইল. বশী হে 


এ রর 
টাটা 24 ২০795572১22 ১২৯ এসপি a ৯০০ আসা ১০ পেপে ১৮১৯১৮১৬০ প০১৯ DS 


৫. আর স্বরণ কর মুসার সে কথা, যাহা সে নিজ জাতির লোক জনকে বলিয়াছিল £ হে আমার জাতির জনগণ 
তোমরা কেন আমাকে উৎপীড়িত কর ? ..... অথচ তোমরা ভালোভাবেই জান যে, আমি তোমাদের প্রতি 
আল্লাহ'র প্রেরিত রসূল২ । পরে তাহারা যখন বক্রুতা অবলম্বন করিল, তখন আল্লাহ্‌ও তাহাদের দিলকে বাঁকা 
করিয়া দিলেন । বস্তুতঃ আল্লাহ্‌ ফাসেক লোকদিগকে হেদায়াত দান করেন নাও । 


৬. আর স্বরণ কর মরিয়ম পুত্র ঈসার সেই কথা, যাহা সেই ক" যাহা সে বলিয়াছিল £ “হে বনী ইসরাঈল । 


আমি তোমাদের প্রতি আল্লাহ্‌র পাঠানো রসূলঃ ; সত্যতা বিধানকারী সেই তওরাতের, যাহা আমার পূর্বে 
আসিয়াছে ; আর সুসংবাদ দাতা এমন একজন রসূলের যে আমার পরে আসিবে, যাহার নাম হইবে আহ্মাদ৫ 


২1 একথা এজন্যে বল! হয়েছে-বনী ইসরাঈল নিজ নবীর সাথে যেরূপ ব্যবহার করেছিল মুসলমান লিজ নবীর সংগে যেন সেরূপ ব্যবহার না করে | 
অন্যথায় বনী ইসরাঈলদের ভাগ্য বে পরিণাম ঘটেছে তারাও অনুরূপ পরিণাম থেকে রক্ষা পাবে না । 

৩1 অর্থাৎ আল্লাহভা'আলার রীতি এ নয় যে যারা নিজের! বাঁকা পথে চলতে চায় তিনি অহেতুক তাদের সোজা! পথে চালাবেন, এবং যেসব লোক তাঁর 
জমান্যতায় উৎসাহী ও তৎপর তিনি তাদের বলপূর্বক সত্য-সঠিক পথে এনে কৃণ্চাথ করবেন । 


৪1 এ বনী ইসরাঈলের দ্বিতীয় অবাধ্যতার দৃষ্টান্ত । প্রথম নাফরমানী তারা- নিজেদের উত্থান যুগের সূচনায় করেছিল । আর দ্বিতীয় নাফরমানী তারা 
করেছিল এই যুগের শেষ পর্যায়ে একেবারে সমান্তিতে যার পরে তাদের উপর চিরদিনের জন্যে আল্লাহর অভিশাপ পতিত হয়েছে । এই দুই ঘটনা ' 
বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে-খোদার রসূলের সাথে বনী ইসরাঈলদের ন্যার ব্যবহারের পরিণাম সম্পর্কে মুসদমানদের সতর্ক করা | . 


৫। রসুলুল্লাহ (সঃ) সম্পর্কে এ হচ্ছে হযরত ঈসার স্পষ্ট ভবিষ্যৎ বাণীর উল্লেখ |) তাফহীমুল কুরআনে এই আয়াতের ব্যাখ্যায় আমি এর বিস্তারিত 
প্রমাণ দিয়েছি । 


সপ (Ae ক্রেন এক ক ৮ ৯৮৯০ তে ক সার ৮০ সা, কন এব এ স্পা ১ এ জাকের পট ক ক এ এটা ৬৯ চা এল ১ A 
শি ৫. 


হর্স এছ তি আন পিপি পি টি 


Pe 


DY 


ASS SE SS ও ২2৯০ 
A 92% 


| 2 3 ৩৩০৪ ms 05 36 SHG AR 


প্রকাশ্য জাদু এটা তারা বনল সুস্পষ্ট প্রমাণাদিসহ তাদের সে 


NS 


১১১০2 


Pept 


Ld 


(৩৫ 2 2 oI A Lo 


| 
301 
আল্লাহর উপর যে (তার) 
অপেক্ষা 


eS 


b\ 
: সপ 
2০০০০০৩৩১৩০ 


পরও ঞ PAO ESA ৪ 55 
৩:2৯) 5৩৫ YJ 40) 5 ৮৮০৯ ও) 


যালেম লোকদের পথ দেখান না আল্লাহ এবং ইসলামের দিকে 


তি 5225 9) ০2 15823 


সম্পূর্ণকারী আল্লাহ এবং তাদের মুখের (ফুৎকার)দিয়ে আল্লাহর নূর 


| কিন্তু কার্যতঃ সে যখন তাহাদের নিকট সুস্পষ্ট নিদ্শনাদি লইয়া উপস্থিত হইল, তখন তাহারা বলিল £ ইহাতো 
সুস্পষ্ট প্রতারণা মাত্র । | 

৭. এক্ষণে সেই ব্যক্তি অপেক্ষা অধিক বড় অত্যাচারী আর কে হইবে যে আল্লাহ'র উপর মিথ্যা দোষারোপ করে, 
অথচ তাহাকে ইসলামের (আল্লাহ'র সম্মুখে আনুগত্যের মস্তক অবনমিত . করিবার) আহবানই জানানো 
হইতেছিল৮? ...এইরূপ যালেমদিগকে আল্লাহ্‌ কখনও হেদায়াত দান করেন না । 

৮. এই লোকেরা নিজেদের মুখের ফুৎকারে আল্লাহ'র নূরকে নির্বাপিত করিতে চাহে । আর আল্লাহ'র নূরকে 
নির্বাপিত করিতে চাহে | আর আল্লাহ'র সিদ্ধান্ত হইল, তিনি তাঁহার নুরকে সম্পূর্ণরূপে বিস্তারিত ও প্রসারিত 
করিবেনই, কাফেরদের পক্ষে তাহা যতই অসহনীয় হউক না কেন । 


১৯১৯১ 


মূলে 2 ব্যবহৃত হয়েছে । এখানে যাদু অর্থে এ শব্দ ব্যবহৃত হয়লি,-ধোকা ও প্রতারণার অর্থে ব্যবহৃত হয়েছে । আরবী অভিধানে 'যাদূ'র ন্যার 
এ শব্দের অর্থও প্রচলিত । আরাতের মর্ম হচ্ছে-ঈসা (অঃ) যে নবীর আগমনের সুসংবাদ দিয়ে গিব্রেছেন তিনি যখন নিজের নবী হওয়ার সৃস্প্ট 
নিদর্শন সমূহ নিয়ে আগমন করলেন তখন বনী ইসরাঈল ও ঈসা (আঃ)-এর উশ্বভ ভার নবী হওয়ার দাবিকে সম্পূরণর্ূশে প্রতারণা বলে অভিহিত 
করলো । | 

অর্থাৎ আল্লাহ্র প্রেরিত নবীকে মিথ্যা দাবীদার বলে অভিহিত করে এবং নবীর উপর অবতীর্ণ আল্লাহর বাদীকে নবীর দন-গড়া কথা বলে গণ্য 
করে। 

অর্থাৎ প্রথমতঃ সত্য নবীকে মিথ্যা দাবীদার বল! কম যুলুম নয় | তারপর তার উপর আরো এ অতিরিক্ত যুলুষ করা যে-আহ্বানকারী তো খোদার 
বন্দেদীর ও আনুগত্যের দিকে আহবান করে আর শ্রবণকারী তার উত্তরে তাকে গালিমন্দ দেয় ও তাকে হতমান করার উদ্দেশ্যে মিষ্যা অপবাদ এবং 
কলিত দোষারোপ প্রভৃতি জপকৌশল অবলঘন করে ! 


৫৫৩৩৩৫৩৩৩৩৩ 


DODD DODD DD TDD DDD 


৬১ সূরা ছফ ৩৯ পারা ২৮ 


ক TASES SRST SOATEST 722 
{dG 2, ১৫ 2 / 1 £ ৫55৫ Ara Los 
তু [ 
৬৮ ৩১৪৮) G20) 895 ৬৩৪০ 4529 078 


রি 


৯ DY কা 


থে 


2271 
Ld 


1৯০। 


Ya 2 > DD 


A328 24 


/ Fes 28354 > 2৩ ১ রা 
DS ৩ ১১ রর 851 1 
ঃ Fa 


Fe হোন ও তোমাদের মালসমূহ 
(দিয়ে) 


৯. তিনিই তো নিজের রসূলকে হেদায়াত ও সত্যদ্বীন সহকারে পাঠাইয়াছেন, যেন উহাকে সর্ব প্রকারের দ্বীনের 
উপর বিজয়ী করিয়া দেয়,-তাহা মুশরিকদের পক্ষে সহ্য করা যতই কঠিন হুউক না কেন । 

ক্ুকুঃ ২ 
১০. হে লোকেরা যাহারা ঈমান আনিয়াছ, আমি কি তোমাদিগকে সেই ব্যবসায়ের» কথা বলিব যাহা তোমাদিগকে 
পীড়াদায়ক আযাব হইতে রক্ষা করিবে ? 


১১. তোমরা ঈমান আন আল্লাহ্‌ ও তাঁহার রসূলের প্রতি । আর জিহাদ কর আল্লাহ'র পথে মাল-সম্পদ ও 
নিজেদের জানপ্রাণ দ্বারা ৷ ইহাই তোমাদের জন্য অতীব উত্তম, যদি তোমরা জান । 


১২. আল্লাহ্‌. তোমাদের গুনাহ্‌-খাতা মাফ করিয়া দিবেন এবং তোমাদিগকে এমন সব বাগ-বাগিচায় প্রবেশ 
করাইবেন যে সবের নীচ দিয়া ঝর্ণা ধারা সদা প্রবাহিত 
৯।  ব্যবসারে খানুষ মুলাফা অর্জনের জন্য নিজের অর্থ, শ্রম, সময়, বৃদ্ধি ও যোগ্যতা নিয়োগ করে থাকে । এই হিসাবে এখানে ঈমান ও আল্লাহর পথে 
জিহাদকে ব্যবসায় বলা হয়েছে । মর্ম হচ্ছে-ষদি এই পথে নিজেদের সবকিছু নিয়োগ কর তবে তোমরা সেই লাভ প্রাপ্ত হবে যা পরে বর্ণন! করা 
) হচ্ছে। 


[এ ০৫ এ এপি বি পিএ পোপ এব এপ বব এগছ শপ লি aXe 


A 


৩5 RTA Ta Aa প্রত তল এব Tae tata a MMA a ৯৩ ০ ৩ a La AYN 
০০ টি 


৬১ সূরা ছফ ৪০ পারা ২৮ 
[৩৫৩৩৩ 


৮2 সক 
চে 


॥ হি 25471 2 
০ i ১:৬ ওহী 


ah sf TG al ৫৩4৫5 252 
যেমন আল্লাহর সাহায্যকারী তোমরাহও ঈমান এনেছ যারা ওহে রর 


৮৫) 4) ১৩০ ৩2 ONAL এ 


আল্লাহর দিকে আমার সাহায্যকারী কে হাওয়ারীদেরকে একনি পি 


2511 62 ৩০ 
ইসরাইল বনী মধ্যে একদল 


2 স্পার্ট 2 পে তে ৩৩ এ বে ৫ 
প্র 


৯১৫ 35১ 


তাদের দুশমনের উপর ঈমান ট আমরা সাহায্য অতঃপর এক দল কুফরি করল 


এনেছিল 
৫2 2 লা 
৬ ৮৫ | feet 
বিজয়ী: তারাহলো অতঃপর t 
এবং চিরকাল অবস্থিতির জান্নাতে অতীব উত্তম ঘর তোমাদিগকে দান করিবেন । ইহা বড় সাফল্য । 


১৩. আর অন্যান্য যেসব জিনিস তোমরা চাহ, তাহাও তোমাদিগকে দিবেন | আল্লাহ'র মদদ এবং খুব নিকটবর্তী 
বিজয় | হে নবী ! ঈমানদার লোকদিগকে ইহার সুসংবাদ জানাইয়া দাও | 


১৪. হে ঈমানদার লোকেরা, আল্লাহর সাহায্যকারী হও | যেমন করিয়া ঈসা ইব্‌নে মরিয়ম হাওয়ারীগণকে লক্ষ্য 
করিয়া বলিয়াছিলেনঃ কে আছ আল্লাহর দিকে (আহবান জানাইবার কাজে) আমার সাহায্যকারী’? এবং 
হাওয়ারীগণ জওয়াব দিয়াছিল; "আমরা আল্লাহর সাহায্যকারী? এই সময় বনী ইসরাঈলের একটি দল ঈমান 
আনিল, আর অন্য লোক-সমষ্টি অস্বীকার করিল । পরে আমরা ঈমান গ্রহণকারীদের তাহাদের শত্রুদের বিরুদ্ধে 
সাহায্য করিলাম । আর তাহারাই বিজয়ী হইয়া থাকিল১০। 


“যসিহ'র অমান্যকারীরা হচ্ছে ইহুদী এবং তাঁর মান্যকারীদের অন্তর্গত হচ্ছে-খরীষ্টান ও মুসলমান | আন্লাহতা'আলা প্রথমে খ্রীষ্টানদেরকে ইহুদীদের 
উপর বিজয়ী করেন । তারপর মুসলমানরাও তাদের উপর বিজয়ী হয় । এইভাবে মসিহ'র অমান্যকারীর! উভয়েরই কাছে পরাজিত হয়েছে । এখানে 
এ ব্যাপারে মুসলমানদের এই বিশ্বাস দানের জন্যে বর্ণনা করা হয়েছে যে, যে-ভাবে পূর্বে হযরত ঈস (আঃ)-এর মান্যকারীরা তার অষান্যকারীদের 
উপর বিজয়ী হয়েছে সেরূপভাবেই এখন মহম্মদের (সঃ) মান্যকারীরাও তাঁর অযান্যকারীদের উপর বিজয় হবে । 


৬২ সূরা জুম'আ ৪১ পারা ২৮ 
2০5৭555৩৩৩৩ 


সুরা আল-জুমু”আ 
নামকরণ 


নবম আয়াতের অংশ x2) 22 ৩৮ 2৮৮৮০॥ ৪৯৯57 হতে এ সূরাটির নাম গৃহীত 
হয়েছে । এ সূরায় জুমু'আর নামাযের বিধানও উল্লেখিত হয়েছে বটে, কিন্তু এতে আলোচিত বিষয়াদির দৃষ্টিতে 
_জুমু'আ এর সামষ্টিক শিরোনাম নয় | অন্যান্য সূরার মত এখানেও একটি চিহ্ন হিসাবে এ নামটি ব্যবহৃত তয়েছে । 


নাধিল হওয়ার সময়-কাল 


এ সূরার প্রথম রুকু'র আয়াতসমূহ ৭ম হিজরীতে নাযিল হয়েছে । আর সম্ভবতঃ তা 'খায়বার' বিজয়কালে 
কি€বা তারপর নিকটবর্তী সময়ে নাযিল হয়েছে ৷ বুখারী, মুসলিম, তিরমিযী, নাসায়ী ও ইবনে জরীর হযরত আবু 
হুরাইরা (রঃ) র একটি বর্ণনা উদ্ধৃত করেছেন | তাতে তিনি বলেছেনঃ আমরা নবী করীমের (সঃ) দরবারে 


আউ'আল মাসে অনুষ্ঠিত হয়েছিল । অতএব অনুমান করা যায়, ইহুদীদের এ সর্বশেষ প্রাণ-কেন্ত্র জয় করার পরই 


যখন খায়বর-এর পরিণতি-দেখে উত্তর হিজাযের সমস্ত ইহুদী বসতিগুলি ইসলামী রাষ্ট্রের অধীন হয়ে গিয়েছিল । 


সূরার দ্বিতীয় রুকু'র আয়াতসমূহ হিজরাতের পর নিকটবর্তী সময়ে নাযিল হয়েছে । কেননা নবী করীম (সঃ) 
মদীনা শরীফ উপস্থিত হয়েই পঞ্চম দিনে জুমুআর নামায কায়েম করেছিলেন | আর এ রুকৃ'র শেষ আয়াতটিতে 
যে ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, তা স্পষ্ট বলছে যে, *জুমূআ' কায়েম হওয়ার ধারাবাহিকতা শুরু হওয়ার পর 
তা অবশ্যই এমন কোনসময় সংঘটিত হয়ে থাকবে, যখন লোকেরা দ্বীনী সভা-সম্ষেলনের রীতি-নীতি ও 
আদব-কায়দা তখনও পর্যস্ত পুরামাত্রায় শিক্ষালাভ করতে পারেনি । 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


ওপরে যেমন আমরা বলেছি, এ সূরা'র দুটো রুকু ভিন্ন ভিন্ন সময়ে নাযিল হয়েছে । এ কারণে উভয়ের মূল 
আলোচ্য বিষয়ও ভিন্ন ভিন্ন, আর ভিন্ন ভিন্ন লোককে সম্বোধন করে কথা বলা হয়েছে | এ দু'টো অংশের মধ্যে 
কিছুটা সামঞ্জস্য রয়েছে বলেই এ দু'টো অংশকে একই সূরা’র মধ্যে সন্নিবেশিত করা হয়েছে ৷ কিন্তু এ সামঞ্জস্য 
কি তা জানবার পূর্বে উভয় অংশের আলোচ্য বিষয় আলাদা আলাদা ভাবেই বুঝবার জন্যে আমাদেরকে চেষ্টিত 
হতে হবে। 

প্রথম রূকু'র আয়াতসমূহ নাযিল হয়েছে তখন, যখন ইসলামী দা*ওয়াতের অগ্রগতি রোধ করার উদ্দেশ্যে 
নিয়োজিত ইহুদীদের বিগত ছ' বছরের যাবতীয় চেষ্টা-প্রচেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গিয়েছিল । প্রথম দিকে মদীনায় 
. তাদের তিন-তিনটি শক্তিশালী গোত্র রসূলে করীম (সঃ)-কে দুর্বল করার জন্যে প্রাণপণ চেষ্টা চালায় | আর এর 
ফল তারা এ দেখতে পেল যে, একটা গোত্র সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল । আর দু'টো গোত্রকে নির্বাসিত হতে 
হ'ল | পরে তারা ষড়যন্ত্র ও যোগ-সাজশ করে আরবের বহু কয়টি গোত্রকে মদীনার ওপর চড়াও হতে আহবান 
স্লানালো | কিন্তু আহযাব যুদ্ধে সকলেই আঘাত খেল | এর পর তাদের সর্বাপেক্ষা বড় লীলাকেন্্র ছিল খায়বর । 
মদীনা হতে বহির্গত বহুসংখ্যক ইহুদী এখানে এসে একত্রিত হয়েছিল | এ আয়াতসমূহ নাযিল হওয়ার সময় তাও 
খুব সহজেই জয় হয়ে গিয়েছিল ৷ আর ইহুদীরা নিজেরা আবেদন-নিবেদন করে তথায় মুসলমানদের জমি চাষকারী 


ু 
বু 
রর 
Ej 
E 
: 
রী 
রর 


সে 


5০৩ 


৯ 


SEES 


পু 


oe 


০ 


২৫৩৫৫৫3৫৩৩5 


he 


২৫৫৬৫৫২২০১৫ ৩৫৩৩৩৫৫২৫৩৩ 


শব্দ-৯/৬-_ 


৬২ সূরা জুমআ | ৪২ পারা ২৮ 
SST 
হিসাবে বসবাস করার জন্যে, প্রস্তুত হ'ল | এই শেষ পরাজয়ের পরে আরবে ইহুদী শক্তি সম্পূর্ণরূপে চূর্ণ-বিচূর্ণ হয়ে 
গেল | ওয়াদিউল কৃরা, ফাদাক, তাইমা, তাবুক- সবই এক এক করে অস্ত্র সংবরণ করলো | শেষ পর্যন্ত আরবের 
সমস্ত ইহুদী সেই ইসলামের অধীন সাধারণ প্রজা হয়ে বসবাস করতে লাগলো যার অস্তিত্ব সহ্য করা তো দূরের 
কথা, এর নাম শুনতেও তারা প্রস্তুত ছিল না | ঠিক এ সময়ই আলোচ্য আয়াতসমূহে আল্লাহতা'আলা আর একবার 
তাদেরকে সহোধন করে কথা বললেন | আর সম্ভবতঃ কুরআন মজীদে তাদেরকে সম্বোধন করে বলা এই শেষ 
বারের কথা | এ প্রসংগে তাদেরকে লক্ষ্য করে তিনটি কথা বলা হয়ছেঃ 


১. তোমরা এ রসূলকে মেনে নিতে অস্বীকার করেছ শুধু এই জন্যে যে, তিনি সেই জাতির মধ্যে প্রেরিত 
হয়েছেন যাদেরকে ঘৃণা করে তোমরা 'উশ্মী বলতে | তোমাদের মনে এ ভিত্তিহীন ধারণা জন্মেছিল যে, রসূল 
অবশ্যই তোমাদের নিজ জাতির লোকদের মধ্যে হতে হবে | তোমরা এ সিদ্ধান্ত করে বসেছিলে যে, তোমাদের 
নিজেদের জাতির বাইরে যে লোকটি রসূল হওয়ার দাবী করবে, সে অবশ্যই মিথ্যাবাদী হবে | কেনলা তোমাদের 
ধারণায় এ পদটি কেবলমাত্র তোমাদের বংশের জন্যে নিদিষ্ট হয়ে গেছে | 'উম্মীদের মধ্যে কখনই কোন নবী 
আসতে পারে না, এটাই তোমাদের দৃঢ় বিশ্বাস বা ধারণা ছিল । কিন্তু আল্লাহ্‌ এ উম্মীদের মধ্যেই একজন রসূল 
পাঠালেন | তিনি তোমাদের চোখের সামনেই আল্লাহর কিতাব শুনাচ্ছেন, লোকদের আত্মা ও চরিত্রের পরিশুদ্ধি 
করান এবং যাদের গুমরাহীর কথা তোমরা জান, তিনি তাদেরকেই হেদায়াত দান করছেন | মূলতঃ এ আল্লাহর 
অনুগ্রহের ব্যাপার 1 তিনি যাকে এ দেন, সেই এ পেতে পারে | তাঁর অনুগ্রহ দানের ওপর তোমাদের তো কোন 
নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা নেই | কাজেই তোমরা যাকে চাইবে তাকেই তিনি এদান করবেন, আর তোমরা 
যাকে না দিতে তথা বঞ্চিত রাখতে চাইবে তাকে বঞ্চিত করা হবে, এমনটা হওয়া তো সম্ভবপর নয় । কেননা 
তার ওপর তোমাদের কোন একচেটিয়া কর্তৃত্ব নেই । 


২. তোমাদেরকে তওরাত কিতাবের বাহক বানানো হয়েছিল । কিন্তু তার কোন দায়িত্বই তোমরা বুঝতে পার 
নি, পালনও কর নি | যেসব গাধার পিঠে কিতাবাদি বহন করা হয়, তোমাদের অবস্থা ঠিক তাদের মতই | এ 
গাধারা জানে না যে, তারা কোন জিনিসের বোঝা বহন করছে | তোমরাও জান না কোন্‌ জিনিসের বাহন 
তোমাদেরকে বানানো হয়েছে । বরং তোমাদের অবস্থা গর্দভ হতেও নিকৃষ্ট । গর্দভের তো জ্ঞান-বুদ্ধি নেই । কিন্তু 
তোমাদের তো তা আছে | উপরন্তু তোমরা আল্লাহর কিতাবের ধারক হওয়ার দায়িত্ব হতে শুধু পালিয়ে বেড়াচ্ছ না, 
জেনে বুঝে আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলতে ও অস্বীকার করতেও কৃন্ঠিত হও না | এ সত্বেও তোমরা 
নিজেদেরকে আল্লাহ্‌র প্রিয়পাত্র এবং রেসালতের নিআমত চিরদিনের জন্যে কেবল তোমাদের নামেই লিখে দেওয়া 
হয়েছে বলে মনে করছো । সম্ভবতঃ তোমাদের ধারণা এই যে, তোমরা আল্লাহর কিতাবের "হক" আদায় কর আর 
না-ই কর, সর্বাবস্থায় আল্লাহতা'আলা তোমাদেরকেই তীর কিতাবের ধারক ও বাহক বানাতে একান্তভাবে বাধ্য ৷ 


৩. তোমরা যদি সত্যিই আল্লাহর “আদুরে ও প্রিয় পাত্র" হতে এবং তাঁর নিকট তোমাদের জন্যে বড় মান- 
সম্মান ও মর্যাদা সুরক্ষিত রয়েছে- এ বিষয়ে যদি তোমাদের মনে দৃঢ় প্রত্যয় থাকত তাহলে তোমাদের মনে মৃত্যু 
ভয় এতটা তীব্র হ'ত না যে, লাঙ্কনা-গঞ্জনার জীবন কবুল, কিন্তু মরতে প্রস্তুত নও কোন ক্রমেই । মূলতঃ এ 
অৃত্যুর ভয়ই এমন যে, এর কারণেই তোমরা বিগত কয়েক বছর পর্যন্ত পরাজয়ের পর পরাজয় বরণ করতে বাধ্য 
হচ্ছ | তোমাদের এ অবস্থা স্বতঃই প্রমাণ করে যে, তোমরা তোমাদের কৃতকার্য সম্পর্কে পুরোপুরি অবহিত 
রয়েছ । এ সব কার্যকলাপ নিয়ে মরলে আল্লাহর নিকট দুনিয়া অপেক্ষাও অধিক লাঞ্ছিত ও অপমানিত হতে বাধ্য 
হবে- এ বিষয়ে তোমাদের মন ও বিবেক খুব বেশী সজাগ ও নিঃসন্দেহ । 


প্রথম রুকু'র আয়াতসমূহে বলা কথার সার ও নির্যাস এটাই | এরপর এর দ্বিতীয় রুকু'র আয়াতসমূহ | এ 
আয়াতসমূহ নাযিল হয়েছিল কয়েক বৎসর পূর্বে । একটি বিশেষ সম্পর্ক-সামঞ্জস্যের কারণে তা এ সূরায় শামিল 
করে দেয়া হয়েছে । আর তা এই যে, আল্লাহতা'আলা ইহুদীদের জন্য 'সাবত্‌’ বা শনিবারের মুকাবিলায় 
মুসলমানদেরকে 'জুমু'আ' দান করেছেন | তিনি মুসলমানগণকে সাবধান করে দিতে ইচ্ছা করেছেন যে, তারা যেন 
"জু*আর' সংগে সেরূপ আচরণ না করে যা ইহুদীরা করেছে *সাবত্‌* এর সংগে | এর রুকু'র আয়াতসমূহ নাধিল 


Ta TAD 
০৮ 


১৮১৯১ 


১৮৯১১৯৮১১৯২ 


>> 


SS 


৯১১১ 


৩৩০52552525 


DDC SCS 


১ 


DDD DD DDD 


ACSA SSE DS 


SSD DD SECS ১০০১১১১৯৯৩৩ 


fm 


Y 
Y 


REREAD ESSN 


হস্ত শ্ৰবন 


৫৫৫২০ 


স্ 


wl 


৬২ সূরা জুম'আ ৪৩ 


ৃ 
রঃ 
ন 
- 
"| 
ন 
টু 
a 
ন 
El 
4 
রর 


২৩৩ 


টু ০০০০০০০০০০০ 


দৌড়ে যাওয়া ঈমানদার লোকদের কর্তব্য | তবে নামায শেষ হওয়ার পর নিজেদের কাজ-কারবার চালাবার জন্যে 
দিকে দিকে ছড়িয়ে পড়ার অধিবার তাদের রয়েছে | জুমু'আর নামায সংক্রান্ত হুকুম-আহ্কাম সম্বলিত এ 
রুকু'টিকে একটা স্বতন্ত্র সুরাও বানানো যেত । কিংবা অন্য কোন সুরায়ও একে শামিল করে দেয়া অসম্ভব ছিল 
না। কিন্তু তা করা হয়নি ৷ তার পরিবর্তে বিশেষভাবে এ আয়াত ক*টিতে এখানে সে আয়াতসমূহের সঙ্গে মিলিয়ে 
দেয়া হয়েছে, যাতে ইহুদীদের মর্মান্তিক দুঃখময় পরিণতির কার্যকারণ উল্লেখ করে তাদেরকে সতর্ক করে দেয়া 
হয়েছে | আমাদের বিবেচনায় এর অন্তর্নিহিত মূল কথা যা তাই আমরা উপরে লিখেছি । 


205 তলা ০৮৫৪২, 58 চান 
৯ ৬৩০৩৫০৭৪০2০ (1) চি ॥ ১৪১১) 
দুই তার রুকু মাদানী ছুমুআা সুরা (৬২৷ এগার তার আয়াত 
বোরোর 
OEE শিট 9০৪০১ NR 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আশ্রাহর নামে (শুরু) 


১৫০92 ০8 37232 ed ৫ ন ৬ এ. 2 

+ ৩১ গু হি a 
৩১১০৬ ৯৬৮ ০ ৩৬১৬৮ উ ৩ 9 rs 
মহান পবিত্র অধিপতি পৃথিবীর মধ্যে যা ও আকাশ জগতের মধ্যে যা আল্লাহরই মহিমা 
(আছে) ঘোষণা করে 


প্রজ্ঞাময়  মহাপরাক্রমশালী 


লু 


25255255855 ৩525৩552555 


০০৩০ 


রুকু ২১ 
১. আল্লাহর তসবীহ্‌ করিতেছে, এমন প্রত্যেকটি জিনিস যাহা আকাশ মন্ডলে রহিয়াছে এবং এমন প্রত্যেকটি 
জিনিস যাহা পৃথিবীতে রহিয়াছে রাজাধিরাজ, মহান-পবিত্র, মহা পরাক্রমশালী এবং সুবিজ্ঞানী তিনি । 


৩০০ 


ut 


lana 


LS 

( 
A 
n 
nh 
Al 
A 
A 
A 

ঠ) 


৩৩৩55525555 


He 192৮ ১5০ GS ও 


[8] দের নিকট যে আবৃত্তি করে তাদের মধা একজন রাসুল ই, মধ্যে 


থেকে 
Ir 3, (পৰ 2 CEA 5 9 তে 
6 ৩১ 25 প্র 5 ০ 


যদিও এবং হিকমত 


রে রি 


প্রজ্ঞাময়. পরাক্রমশালী তিনি এবং 


২. এ তিনিই যিনি উশ্বীদের, মধ্যে একজন রসূল স্বয়ং তাহাদেরই মধ্য হইতে দাঁড় করিয়াছেন যিনি তাহাদিগকে 
তীহার আয়াত শুনান, তাহাদের জীবন পরিশুদ্ধ-সুগঠিত করেন এবং তাহাদিগকে কিতাব ও হিকমতের শিক্ষা 
দেন | অথচ ইহার পূর্বে তাহারা সুস্পষ্ট গুমরাহীতে নিমজ্জিত ছিল | 

৩. আর (এই রসূলের আগমন) অন্যান্য সেইসব লোকদের জন্যও যাহারা এখনুও তাহাদের সহিত আসিয়া মিলিত 
হয় নাই । আল্লাহ্‌ মহা শক্তিধর এবং সবকিছুর মূল তত্ব সম্পর্কে অবহিতত | 

৪. ইহা তীহার অনুগ্রহ । তিনি যাহাকে চাহেন, ইহা দান করেন এবং তিনি বড়ই অনুগ্রহদানকারী । 


: 
; 
i 
{ 
১ 
র্‌ 
রে 
? 
? 
4 
¢ 
২ 
f 
; 
J 


এপ স্বর এপি অজ তপ ৬৯৯০ ea aaa Ta" a“ আপা ID 


সিটি 


১। এখানে ইহুদী পরিভাষা হিসাবে 'উশ্থী' শব্দ ব্যবহৃত হয়েছে; এবং এর মধ্যে এক সুষ্র বিদ্রুপ প্রচ্ছন্ন আছে ! এর মর্ম হচ্ছে, যে আরবদেরকে 
ইহুদীরা তাচ্ছিল্যের সংগে নিরক্ষর বলে ও নিজেদের তুলনায় হীন মনে করে সর্বজ্ঞাতা সর্বজয়ী আন্লাহ তীদেরই মধ্যে এক রসূল উদিত করেছেন । 
রসুল নিজে উদিত হননি, বরং তীর উত্থানকারী হচ্ছেন তিনি যিনি এই বিশ্-জগতের সমাট, প্রবল ও বিজ্ঞ; যার শক্তির সংগে সংগ্রাম করে এসব 
লোক নিজেপেব্রই ক্ষতি করবে। তীর কিছু ক্ষতি তারা করতে পারবে না । 
অর্থাৎ মুহাম্মদ (সঃ)-এর রেসালত মাত্র আরব জাতি পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং সারা দুনিয়ার সেইসব অন্যান্য জাতি ও বংশের অন্যেত ভিন নব, 
ধারা এখনও এনে মৃ'ঘিলদের অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে । 
অর্থাৎ এ তীরই শক্তি ও জ্ঞান-মহিমা যে, তিনি এরূপ অসংন্কৃত উদ্দী কশুমের মধ্যে এরূপ মহান নবী পয়দা করেছেন যার শিক্ষা ও উপদেশ- 
নির্দেশ এরূপ উন্নত বিপ্রবাত্মক ও এরুপ বিশ্বজনীল চিরন্তন নীতিসমূহের ধারক যে- হার উপর সঙ্গ মানব জাতি মিলিত হয়ে একটি উত্বতে 
(আদর্শশত দলে) পরিণত হতে পারে, এবং চিপ্রকাল সেই আদর্শ গু নীতিসমূহ থেকে পথ নির্দেশ লাত করতে পারে । 


পা তাৰ তপ 


৬২ সুরা জুম'আ 8৫ পারা ২৮ 


ও ৬৮ ভ-৫-৫- এন্ব এ তা এ এত এ Ns ৭ এ ৩৭ এ ০১৮৯৯৮৯৮০৮৯ েসপিত ০৮১৯ ৯ ৮৮ সামি ৮0৮১ ১১১ 


ূ / 2 LV ৫ 5 56৮ ঠা পাঠ ASG 29 232% BA f 
রঃ টি রড) রি lh 
BC) ১ (৩৮৩০৪ ” ০০১৯০ ৮০১৯ ৩৮৬শা / 
গাধার যেমন তা বহন করে নাই রপর তওরাতের তার দেয়া যাদের 
রা শত দাযিত) হয়েছিল গত | 
BA h 
রা ॥ 
আয়াতগুনোকে যিথ্যারোপ যারা (সেই) দৃষ্টান্ত, কওনিকৃষ্ট কিতাব বহন করে |? 
করেছে । লোকদের টা সমূহ ১ । |) 
gL টিপি ১ ৩ শরিরে 2 ৪4 রর ৬১ ॥ 
্ ৮12 ই নি ») না ॥ 
৬:১৬ ৬ ০ ৩৮০৯2] ৮৪৬ ৯) ০00 £ ৮ 4১) : 
যারা ওহে বল যালেম লোকদের হেদায়েতদেন লা আল্লাহ এবং আল্লাহর [+ 
ES r 
ৰ 29 5 রা Dad HEL IRIE 2, 72৮৮1. 
গু রি 2 রঙ || R 
০১৯৩ ১১১ ৩০৫৪ ৬ | পি ৩১ 1১১৯৯ |! 
(অন্য) মানবশোষ্ঠী ছাড়া আল্লাহরই বন্ধ তোমরাই যে তোমরা দাধী কর যদি ইহুদী হয়েছ 
1222 2 কিল BIT ? 
৩ ০ ৬১ ৬৬৯৮৯) ৮০০৬ 1 
সত্যবাদী তোমরা হও. যদি মৃত্যু তোমরাকামনা তবে |”. 

কর 


৫. যেসব লোককে তওরাতের ধারক বানানো হইয়াছিল, কিন্তু তাহারা উহার তার বহন করে নাই, তাহাদের 
দৃষ্টান্ত সেই গর্দতের ন্যায়, যাহার পৃষ্ঠে বহু কিতাব চাইয়া দেওয়া হইয়াছে | ইহা হইতেও নিকৃষ্টতর দৃষ্টান্ত 
হইল সেই সব লোকেরা, যাহারা আল্লাহর আয়াতসমূহকে অসত্য মনে করিয়া অমান্য করিয়াছেঃ | এই ধরনের 
যালেম লোকদিগকে আল্লাহতা'আলা হেদায়াত দান করেন না । 


৬. এই লোকদিগকে বল £ “হে লোকেরা, যাহারা ইয়াহুদী হইয়া গিয়াছে, তোমাদের যদি, এই আত্ম-শ্হংকার 
, থাকিয়া থাকে যে, অন্যান্য সব লোককে বাদ দিয়া কেবল তোমরাই আল্লাহর আহলাদের দুল্য ৷ তাহা হইলে ৬ 
তোমরা মৃত্যুর কামনা কর, যদি তোমরা তোমাদের এই আত্মবিশ্বাসে সত্য হইয়া থাক, ১ 


61 অর্থাৎ তাদের অবস্থা গাধা থেকেও নিকৃষ্টভর । গাধার জ্ঞান-_বৃদ্ধি না থাকায় সে পিরুশায় | কিন্তু এ সব লোক জ্ঞানবৃদ্ধি সম্পন্ন, তারা তওরাত পড়ে 
ও পড়ার ও এর অর্থ তারা অজ্ঞাত নয়, তবুও এর ' পথ-নির্দেশ থেকে তারা জেনেশুনে বিদ্যুত হচ্ছেঃ এবং সেই নবীকেও তারা মানতে 

অস্বীকার করছে তওরাত অনুসারে থিনি সম্পূর্ণক্রপে সত্য নবী | এরা না বুঝতে পারার দোষে দোষী নয় বরং এরা জেনে বুঝে 
আল্লাহর আয়াতের প্রতি মিথ্যারোপ করার অপরাধে অপরাধী | 


৫। এ বিষে লক্ষণীয় যে হে "ইহুদীগণ'’ বলা হয়নি, বরং "হে লোকেরা ঘাহার! ইহুদী হইয়া গিয়াছে" বা "যারা ইহুদীত্ব গ্রহণ করেছো”' বল! হয়েছে । 
এর কারণ হচ্ছে- আসল ধর্ম যা মুসা (অঃ) এবং তীর পূর্বের ও পরের নবীরা এনেছিলেন ভা তো ছিল “ইসলামই | এই নবীগণের মধ্যে কেউই 
ইহুদী ছিঙ্ছেন না, এবং তীদের সময়ে ইহদীত্বের জন্যই হয়নি । এই নামসহ এই ধর্ম-মত অনেক পরে সৃষ্ট হয়েছে । 

৬। আরবের ইহদীরা নিজেদের সংখ্য! ও শক্তিতে মুসলমানদের থেকে কোন প্রকারে কম ছিল না, এবং উপায় উপকরণের দিক থেকেও অনেক সমৃদ্ধ 
ছিল; কিন্তু এই অ-সমান ন্বে যে জিনিস মুসলমানদের বিজঘ্রী ও ইহ্পীদেরকে পরাজিত করেছিল তা হচ্ছে মুসলমানেরা খোদার পথে মৃত্যুবরণ 
করতে ভীত হওয়। তো দূরের কথা অন্তরের অস্তঃস্থল থেকে তার! এ মৃত্য বরণের জন্যে উৎসুক ছিল | এবং তারা প্রাণ হাতে নিয়ে যুদ্ধের ময়দালে 
অবতীর্ণ হত । পক্ষান্তরে ইর্হদীদের অবস্থা ছিল- তারা কোন পথেই জীবন দিতে প্রস্তুত ছিল না, না খোদার পথে, না জাতির পথে, না নিজের প্রাণ, 
ধন ও সমমানের পথে । তাদের শুধু প্রয়োজন ছিল জীবনের, সে জীবন যেরুপই হোক ন! কেন । এই জিনিসই তাদেরকে ভীরু ও কাপুরুষ করে 
রেখেছিল। 


AT A ERAT Aaa a TA A ta ale 


এ্পএন্য এরি এ তি সস উজ এ তাসদসপিউস সাত» ১১০১ ১১১৯৯ 


| সি Et CATA CAT AA ANA A al AT ATA ma TAT a Ta RT PTE ETAT ৯১০১৯০১১১৮৮ ০৬ TAN arn প ৯১৯১৯ ০১১৯০৯১১১ ৯ ০১৯ ৯৮১৯ 


৬২ সূরা জুমু'আ As পারা ২৮ 
৮৫৩৫৩৩০৩৫৩৩ রর 
Ld 
ASA 
1৩০ ১০৩) রণ 
রি 
আগে যা একারণে কখনও তাকামনা করবে তারা না এবং 
পাঠিয়েছে 
PANE A 


ZL উর 2252 22 ৮5 ১ 
9526 ওত ৩৩০০৩) 3 ০ ৩৯১৪৩ 
- : যালিমদের সম্পর্কে 


তোমরা পলায়ন যা (থেকে৷ 


৩০ ও 


৬৬ ০৭ 


La See CO Oe CL Ser UE SESS 


জা 


ee 99 2 2 2 


iad ৯ 2 5s 


ৰ 
! 


a a 


৭. কিন্তু আসলে ইহারা কক্ষণই এইরূপ কামনা করিবে না, তাহারা যেসব কীর্তি-কলাপ করিয়াছে সেই কারণে । 
আর আল্লাহ এই যালেম লোকদিগকে খুব ভাল করিয়াই জানেন । 


৮. ইহাদিগকে বলঃ “যে মৃত্যু হইতে তোমরা পালাইতেছ তাহাতো তোমাদের নিকট আসিবেই । অতঃপর 
তোমরা সেই মহান সত্তার নিকট উপস্থাপিত হইবে যিনি গোপন ও প্রকাশ্য সবই জানেন | আর তিনি 
তোমাদিগকে জানাইয়া দিবেন তাহ! সবই, যাহা তোমরা করিতেছিলে |» 

ক্ষকু 2২ 
৯. হে সেই লোকেরা যাহারা ঈমান আনিয়াছ, জুম'আর দিনে যখন নামাযের জন্য ঘোষণা দেওয়া হইবে, তখন 
আল্লাহর ম্বরণের দিকে দৌড়াও এবং কেনা-বেচা পরিত্যাগ করণ । 


অস্ত কনর এপি ত ৬৬ পিতল পচ ৬০৬০ এপ পবা এত এ ১১১৭ ৯ এস ১৯০০১ 
যয 


৫৫-4৫-৫১২০ 


এই আদেশে "বিকর'-এর অর্থ খোতব! | কেননা আযানের পর প্রথম কা যা নবী (সঃ) সম্পাদন করতেন তা নামায নয় বরং খোত্বা । আর তিনি 
নামায সর্বদা খোত্বার পর আদায় করতেন | আন্টাহর শ্খরণের দিকে দৌড়াও-এর মর্ম এই নয় যে দৌড়াদৌড়ি করে এসো বরং এর মর্ম হাচ্ছে- 
যথা সত্বর ওখানে পৌছাবার চেষ্টা করা | “কেনা-বেচ! পরিঙ্যাগ কর''- এর মর্ম মাত্র এয় ও বিক্রয় ত্যাগ করা নয় বরং নামাঘের জন্যে যাওয়ার 
চিন্তা ছাড়া অন্য সমন্ত ব্/গ্ততা ও তৎপরতা ত্যাগ করা | ইসলামী ফিকাহবিপগণ এ সম্পর্কে একমত যে, জুম'আর আযানের পর ক্রয়-বিড্রয় ও 
প্রত্যেক প্রকারের কারবার নিষিদ্ধ | অবশ) হাদীস অপুযারী নাবালক, শ্রীলোক, দাস, রোগী ও মুসাফিরদেরকে জুম'আর বাধ্যবাধকতা থেকে মুক্ত 
রাখা হয়েছে । 


22454242224 


ঠিক (ৰবৰৰ প্ককাও কিডস ৮১২ সাপ AT nv ara 


৬২ সূরা জুমু'আ 8৭ পারা ২৮ 
মিটি ডি 
A 
Ee 73 ১ 2 11 
IES 1১১১ ৪৩৮৮০ ০ ৩) ৪ A> 29১ 
জান তোমরা 
জন্যে 


নামাজ সমাপ্ত হয় যখন অতঃপর যদি তোমাদের উত্তম এটা 


০০ ও আল্লাহর অনুগ্রহ ০ ও পৃথিবীর উপর চন হাহা 
১৭ ৮৫ CAA VA Nl ৯12 AAG EPA 
1৮৫) 51 8০৩ 5) 1১] ১০ ৩৯৯১ ০৬০০ 125 42 
খেলা-ভামাশা বা ব্যবসা তারাদেখল যখন এবং তোমরা সফল হবে সম্ভবতঃ অধিক আল্লাহকে 


2 Tz শিউর পরল ভিডি KO 
৮ hE HE 3 GL i) 
দীড়ান তোমাকে ছেড়ে গেল ও তার দিকে তারা ছুটে গেল 
অবস্থায় 


DA VAY A AT AY ATCO LU ea Ew aT Aa ata DITA DOTA Ta, 


ইহা তোমাদের জন্য অধিক উত্তম-যদি তোমরা জান । 


১০. পরে নামায সম্পূর্ণ হইয়া যাইবে তখন পৃথিবীতে ছড়াইয়া পড় এবং খোদার অনুগ্রহ সন্ধান কর”। আর 
আল্লাহকে খুব বেশী বেশী যখন শ্বরণ করিতে থাক | সম্ভবতঃ তোমরা সাফল্যলাভ করিতে পারিবে । 


১১. আর তাহারা যখন ব্যবসায় বা খেল-তামাশা হইতে দেখিল, তখন সেই দিকে আকৃষ্ট হইয়া দ্রুত চলিয়া গেল 
এবং তোমাকে দীড়ানো অবস্থায় রাখিয়া গেল১০ | 


এর মর্ম এই নয় যে, জুম'আর নামাজের পর পৃথিবীতে ছড়িয়ে পড়! ও জীবিকা সন্ধানে দৌড়-ধাপে দিও হওয়া জরুরী | বরং এ এরশাদ অনুমতির 
অর্থে করা হয়েছে । জুম'আর আযান শ্রবণে সমন্ত কারবার ত্যাগ করার আদেশ দেয়া হয়েছিল; এজন্য বলা হলো নামায শেষ হওয়ার পর তোমাদের 
অনুমতি দেয়া গেল, তোমরা বিক্ষিপ্ত হ'য়ে যাও এবং নিজেদের কোলকাছ কারবার করতে চাও তো কর | এহরাম সমাহিতে শিকার্রের অনুমতির 
সংগে একথা তুলনীয় | ধেমন এহরামের অবস্থায় শিকার নিষিদ্ধ ক'রে তারপর বলা হয়েছে- যখন তোমরা এহরাম থেকে মুক্ত হণ,তখন শিকার 
কর (সূরা মায়েদা, আয়াত-২)। এর মর্ম এই লয় যে- তোমরা অবশ্যই শিকার কর, বরং এর অর্থ হচ্ছে- তোমরা এরপর শিকার করতে পারো । 
সুতৱাং এ আয়াতের ভিত্তিতে যারা এ যুক্তি পেশ করে যে কুরআন অনুসারে ইসলামে জুম'আর ছুটি নেই তারা ভূল কথা বলে । সপ্তাহে যদি একদিন 
ছুটি করতে হয় তবে মুসলমানদের জুম'আর দিলে তা! করা উচিত যেযন ইহুদীরা শনিবার ও খৃষ্টানরা রবিবার ক'রে থাকে । 


৯। এ রকম অবস্থায়... 'নস্ভবতঃ' শব্দ ব্যবহার করার অর্থ এই নয় যে আল্লাহ তায়ালার মা-আয-আন্গাহ্‌ কোন সন্দেহ আছে | বরং 
আসলে এটা রাজকীয় বর্ণনার ধরন | যেমন কোন দয়াল্‌ প্রভু শিক্ষের কর্মচারীকে বলে- "তুমি অমুক ঘেদমত আল্জাম দাও, সম্ভবতঃ এ দ্বারা 
তোমাদের পদোন্তি মিলতে পারে |' এর মধ্যে এক সৃত্ম প্রতিশ্রুতি প্রচ্ছন্ন থাকে; যার আশায় কর্মচারী আন্তরিক আগ্রহে ও উৎসাহের সংগে সেই 
খেদমত আজাম দেয় । | 

১০) এ মদীনার প্রাথমিক ঘূগের ঘটনা | সিরিয়া থেকে একটি তেজারতী কাফেলা (ব্যবসায়ী দল) ঠিক জুম'আর নামাযের সময় এসেছিলো; বস্তির 
লোকদের তাদের আগমন সংবাদ জানানোর জন্যে তারা ঢোল-তাশা বাজাতে শুরু করে । রসূলুল্লাহ (সঃ) সে সময়ে ধোত্বা দান করছিলেন । 
ঢোল-তাশার শব্দ শুলে অধীর হ'য়ে বারোজন ছাড়া বাকী সব লোক কাফেলার দিকে দৌড়ে যায় ॥ 

LCOS CASALL a 2 LTD TN TNT OD TARA EAN aT TTD AA 22 DODD TDD 2 ASST? 


224 ৪4 


৫ 
৬৯ এত এ 


? 
তাহাদিগকে বলঃ আল্লাহর নিকট যাহা কিছু আছে তাহা খেল- তামাশা ও ব্যবসায় অপেক্ষা উত্তম১১ । 
ৃ আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তম রিহিক্দাতা৯২ | 


| ১১। সাহাবাদের হারা বে ত্রুটি ঘটেছিল এই বাক্যাংশে তার প্রকৃতি সূচিত হয়েছে । যদি-মাআব-আন্লাহ- এর কারণ ঈমানের কমি ও পরকালের উপর 
দুনিয়াকে জ্ঞাতসারে অগ্রগণ্যতা দেয়! হতো, তবে আন্তাহতা'আলার ক্রোধ ধমূকি ও তিরক্কারের ধরন অন্যরূপ হতো | কিন্তু যেহেতু সেখানে এরূপ 
কোন খারাৰি ছিল না বরং য! কিছু ঘটেছিল তা তরবিয়তের (শিক্ষার) কমির জন্যে ঘটেছিল, এজন্যে প্রথমে শিক্ষাসূলত পদ্ধতিতে জুম'আর শিষ্টাচার 
নির্দেশ করা হয়েছে, তারপর এ বুটি নির্দেশ করে অভিতাবকসুলত ধরনে বুঝানো হয়েছে বে জুম'আর খোত্বা (ভাষণ) শোনার ও জুম'আর নামাব 
আদায় করার জন্যে খোদার কাছে যা-কিছু তোমরা প্রতিদান পাবে, তা এই দুনিয়ার ব্যবসায় ও খেলা-তামাশা অপেক্ষা উৎকৃষ্টভর । 

অর্থাৎ এই দৃলিয়াতে অপ্রকৃত অর্থে যে কেউই জীবিকা দানের উপায় স্বরূপ হোকনা কেন, তাদের সকলের চেয়ে উত্তম জীবিকাদাতা হচ্ছেন 
আল্লাহতা'আলা | 


৮৯১ 


৬৩:০০:০০ 


ৃ 
Y 
| 
Y 
y 
S 
Y 


Y 
NJ |) 
VARA 


৮১ 


সু 


০৫১3৭৯১৯১০১ 


EARLE 


৬৩ সূরা মুনাফিকুন ৯৯ পারা ২৮ 


2০০৩৩৬০৩০০০ 


১১৯৮১ 


১০৩০০৩১০০৩৩ 


৩২০৩ 


৯০ 


যে নামকরণ 
সূরা'র প্রথম আয়াত ২১৯৯-+১)৩২_ 5) হ'তে এ নামটি গৃহীত । মূলতঃ এটা এ 
সূরাটির' নাম এবং এতে আলোচিত বিষয়বস্তুর শিরোনামাও | কেননা এ গোটা সূরাতে মুনাফিকদের আচরণ ও 
কর্মনীতির সমালোচনা পর্যালোচনা করা হয়েছে । 


নাধিল হওয়ার সময়-কাল 


বনুল মুস্তালিক যুদ্ধ হতে রসুলে করীমের প্রত্যাবর্তনকালে এই সুরাটি নাযিল হয়, কিংবা মদীনায় পৌছে 
যাওয়ার অব্যবহিত পরেই এটা নাযিল হয়েছে । 'সুরা নূর'-এর আলোচনা-ভূমিকায় আমরা বিশেষভাবে উল্লেখ 
করেছি যে, বনুল মুস্তানিক যুদ্ধ ষষ্ঠ হিজরী সনের শাবান মাসে সংঘটিত হয়েছিল | এ সূরাটির নাযিল হওয়া 
সংক্রান্ত ইতিহাস এভাবেই সুনিদিষ্ট হয়ে যায় | ' 


এঁতিহাসিক পটভূমি 


যে বিশেষ ঘটনা সম্পর্কে এ সূরাটি নাযিল হয়েছে; তার উল্লেখের পূর্বে মদীনার মুনাফিকদের ইতিহাস পর্যায়ে ' 
সংক্ষিপ্ত আলোচনা পেশ করা আবশ্যক | কেননা যে বিশেষ ঘটনাটিকে কেন্দ্র করে এ সূরাটি নাযিল হয়, তা 
কোন হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না | তার পশ্চাতে বহু ঘটনা পরস্পরার একটা ধারাবাহিকতা রয়েছে এবং 
অই শেষ পর্যন্ত সেই ঘটনাটি সংঘটিত হওয়ার কারণ হয়েছে । 


(মক্কা হতে হিজরতের পর) মদীনা শরীফে নবী করীমের (সঃ) উপস্থিত হওয়ার পূর্বে আওস্‌ ও খাযরাজ 
গোত্রদ্য় পারস্পরিক গৃহযুদ্ধে ক্রান্ত-শ্রান্ত হয়ে পড়ার পর শেষ পর্যন্ত এক ব্যক্তির নেতৃত্বে ও কর্তৃত্ব মেনে নেয়ার 
জন্যে জনগণ এঁক্যমতে উপনীত হয়েছিল | তাকে নিজেদের বাদশাহ বানিয়ে তার রাজ্যাভিষেকের অনুষ্ঠান 
পালনের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল | তার জন্যে মুকুটও তৈরী করা হয়েছিল | এই লোকটি ছিল খাযরাজ 
গোত্রের প্রবীন আবদুল্লাহ্‌ ইবৃনে উবাই ইবৃনে সালুল | এঁতিহাসিক মুহাম্মদ ইব্‌নে ইসহাক উল্লেখ করেছেন, 
খাযরাজ গোত্রে তার প্রাধান্য ও প্রতিপত্তি সর্বজনমান্য ছিল । যদিও আওস ও খাযরাজ উভয় গোত্রই ইতিপূর্বে আর 
কোন এক ব্যক্তির-নেতৃত্ব কর্তৃত্বে কখনই একত্রিত ও সুসতঘবদ্ধ হয় নি | (ইবৃনে হিশাম-২য় খন্ড, ২৩৪ পৃঃ) 

ঠিক এরূপ পরিস্থিতিতে মদীনায় ইসলামের প্রচার শুরু হয়ে গেল এবং এই দুইটি গোত্রের প্রভাবশালী ব্যক্তিরা 
ইসলাম কবুল করতে শুরু করলো | হিজরতের পূর্বে 'আকাবা'র দ্বিতীয় বয়'আত-কালে যখন নবী করীম (সঃ) 
কে মদীনা যাওয়ার আহবান জানানো হচ্ছিল, তখন হযরত আবাস ইব্‌নে উবাদাহ ইবৃনে নাজলা আনছারী, এই 
আহবান বিলহ্বিত করতে চাচ্ছিলেন এই কথা চিন্তা করে যে, আবদুল্লাহ্‌ ইবৃনে উবাইও এই বয়'আত ও আহবানে 
যেন শরীক হতে পারে | তাহলে মদীনা সর্বসম্মততাবে ইসলামের কেন্দ্রভূমিতে পরিণত হতে পারে | কিন্তু যে 
প্রতিনিধি দল বয়'আতের জন্যে হাযির হয়েছিল, তারা এরূপ সমঝোতামূলক চিন্তার প্রতি কোনই গুরুত্ব আরোপ 
করলো না । প্রতিনিধি দলে শামিল উভয় গোত্রের ৭৫জন লোক সর্ধপ্রকারের বিপদের ঝুঁকি মাথায় নিয়ে নবী 
করীম (সঃ)-কে মদীনায় আগমনের আহবান জানালেন (-ইবৃনে হিশাম, ২য় খন্ড ৮৯ পৃঃ) | সুরা আন্ফাল-এর 
আলোচনা ভূমিকায় এর বিস্তারিত বিবরণ আমরা পেশ করে এসেছি ৷ 


এর পর নবী করীম (সঃ) মদীনায় উপস্থিত হলেন । তাঁর মদীনা পৌছাবার পূর্বেই আনসারদের প্রত্যেকটি ঘরে 
ও পরিবারে ইসলাম ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল | এ কারণে আবদুল্লাহ্‌ ইব্‌নে উবাই অসহায় হয়ে পড়লো | 


CAT CA CCS AT A SAS CNS ASS CSA ACTUATE SOS TDN NT TDS DODDS DODD DDD 


১৯১৬ 


৫৬৫৩2525255 


০ 


2২১৩০২২৩১ 


ADDO DDT PDP DTD Dn 


>) 


১৯৯১ 


০4৯১৯৯৯১৫০০ ১৯৯৯৯১ 


সিএ 


২০৯ 


CO Cn CCRT DO NO TP AR RL ARAN 
সত 


রি 


শন্দ-৯/৭-_ 


৬৩ সূরা মুনাফিকুন ৫০ পারা ২৮ 
০০০৩১১০১০১১ 
স্বীয় নেতৃত্ব ও প্রাধান্য রক্ষা করার উদ্দেশ্যে অন্যান্যদের ন্যায় নিজেরও মুসলমান হওয়া ছাড়া তার অন্য কোন f 
উপায়ই থাকলো না । এ কারণে সে উভয় গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি এবং তার বিপুল সংখ্যক সমর্থকদের নিয়ে 
ইসলাম গ্রহণ করলো | কিন্তু তাদের এই ইসলাম গ্রহণ ছিল সম্পূর্ণ বাহ্যিক ও লোক দেখানো ব্যাপার | ইসলাম 
ও মুসলমানদের প্রতি হিংসা ও বিদ্বেষের তীব্রতায় তাদের সকলের অন্তর স্বলে যাচ্ছিল | বিশেষভাবে ইব্‌নে 
উবাইর মনে বড়ই দুঃখ ও হতাশা জন্মেছিল এই জন্যে যে, রসূলে করীম (সঃ) তার সম্ভাব্য বাদশাহী কেড়ে 
নিচ্ছিলেন | তার এই মুনাফিকীতে ভরা ঈমান ও স্বীয় বাদশাহী হারাবার এই দুঃখ ও ক্ষোভ কয়েকটি বছর ধরে 
নানাভাবে বিক্ষোরিত হতে থাকে | এক দিকে অবস্থা ছিল এই যে, প্রত্যেক জুম'আয় নবী করীম (সঃ) যখনই 
খুতবা দেওয়ার উদ্দেশ্যে মিশ্বারের উপর বসতেন, তখন আবদুল্লাহ ইবৃনে উবাই দাড়িয়ে লোকদের সম্বোধন করে 
বলতোঃ ভাইসব ! আল্লাহর এই রসূল আপনাদের সামনে রয়েছেন | এর কারণে আল্লাহতা”আলা আপনাদেরকে 
সম্মান ও মর্যাদা দিয়েছেন | কাজেই আপনারা সকলে তাঁর সাহায্য ও সমর্থন করুন | তিনি যা কিছু বলেন, তা 
মনোযোগ সহকারে শুনুন ও তাঁর আনুগত্য করুন (-ইবৃনে হিশাম, ৩য় খন্ড, ১১১ পৃঃ) | আর অপর দিকে অবস্থা 
এই ছিল যে, প্রত্যেক দিনই তার মুনাফিকীর গোপন কারসা্জী প্রকাশ হয়ে পড়তো ও প্রকৃত নিষ্ঠাবান 
মুসলমানদের নিকট এই তত্ত্ব উদঘাটিত হয়ে পড়তো যে, এই লোকটি এবং এর সংগী-সাথীদের মনে ইসলাম, 
রসুলে করীম (সঃ) ও মুসলমান সমাজের প্রতি কঠিন শত্রুতা ও বিদ্বেষ রয়েছে । 


নবী করীম (সঃ) একবার একটা পথ দিয়ে যাচ্ছিলেন | তখন ইবৃনে উবাই নবী করীমের (সঃ) সাথে 
বেআদবীমুলক আচরণ করলো | তিনি হযরত সা’আদ ইবনে উবাদাহর নিকট এর উল্লেখ করলেন । হযরত সা'আদ 
বললেন £ হে রসূল ৷ এই লোকটির প্রতি আপনি দয়া ও নম্রতা প্রদর্শন করুন | কেননা আপনার আগমনের পূর্বে 
আমরা তার জন্যে রাজমুকূট তৈরী করেছিলাম | এক্ষণে এই লোকটি মনে করে, আপনিই তার. বাদশাহী কেড়ে 
নিয়েছেন । (- ইব্নে হিশাম, ২য় খন্ড, ২৩৭ পৃঃ |) 

বদর যুদ্ধের পর বনু কাইনুকার ইহুদীদের সুস্পষ্ট বিশ্বাসঘাকতা ও অকারণ সীমালংঘনমূলক আচরণের দরুন 
নবী করীম (সঃ) যখন তাদের উপর আক্রমণ করলেন, তখন এই লোকটি তাদের সমর্থনে কোমর বেধে দাঁড়িয়ে 
এবং নবী করীমের বর্ম ধরে বলতে লাগলো, 'এই সাত'শ যুদ্ধ পারদর্শী বীর পুরুষ প্রত্যেক দুশমনের মুকাবিলায় 
আমার সংগে সহযোগিতা করেছে, এদেরকে আজ আপনি এক দিনে শেষ করে দিতে চান? খোদার শপথ ! আপনি 
যতক্ষণ পর্যন্ত আমার এই মিত্রদেরকে নিষ্কৃতি না দিবেন, আমি কিছুতেই আপনাকে ছাড়ব না |” (-ইব্‌নে 
হিশাম, ৩য় খন্ড, ৫১-৫২ পৃঃ) 

ওহুদ যুদ্ধকালে এ লোকটি সুস্পষ্টভাবে বিশ্বাসঘাতকতা করলো | সম্মুখ সমরের পূর্ব মুহুর্তে নিজের তিন শ' 
সংগী-সাথী নিয়ে যুদ্ধের ময়দান ত্যাগ করে পিছনে হটে গেল | অথচ এটা ছিল অত্যন্ত জটিল মুহূর্ত | অনুমান 
করা যেতে পারে, কুরাইশরা তিন সহস্র লোকের বাহিনী নিয়ে মদীনার উপর হামলা চালাবার জন্যে অগ্রসর হয়ে 
এসেছে | রসূলে করীম (সঃ) তাদের মুকাবিলায় মাত্র একহাজার ব্যক্তি নিয়ে প্রতিরোধ প্রচেষ্টায় অবতীর্ণ 
হয়েছিলেন | এ এক হাজার লোকের মধ্য হতেও ‘তিনশ!’ ব্যক্তি ময়দান হতে বের হয়ে চলে গেল । ফলে নবী 
করীম (সঃ) মাত্র সাতশ" মুজাহিদ সংগে নিয়ে তিন হাজার লোকের শক্রু বাহিনীর মুকাবিলায় ঝাঁপিয়ে পড়তে 
বাধ্য হলেন । অবস্থার নাজুকতা ও সময়ের গুরুত্ব বিচারেও ইবৃনে উবাইর এই কাজটি যে কত বড় অপরাধ ছিল, 
তা সহজেই বুঝতে পারা যায় । . 

এ ঘটনার পর মদিনায় সর্বসাধারণ মুসলমানের মনে দৃঢ় প্রত্যয় জন্মাল যে, এই ব্যক্তি নিঃসন্দেহে মুনাফিক | 
মুনাফিকী কাজে তার যে সব সব্তী-সাথী রয়েছে, তারাও রীতিমত চিহ্নিত হ'ল | এই কারণে ওহুদ যুদ্ধের 
পরবর্তী প্রথম জুম'আয় রসূলে করীমের (সঃ) খুত্বা দেওয়ার প্রাকালে এই ব্যক্তি যখন পূর্বানুরূপ বক্তৃতা করতে 
উঠলো, তখন লোকেরা তার গায়ের জামা ধরে বসিয়ে দিলেন এবং বললেন £ "বসে পড় এসব কথা তোমার মত 
লোকের মুখে শোভা পায় লা ।' মদীনায় এ প্রথমবার প্রকাশ্যভাবে এ লোকটিকে অপমানিত করা হ'ল | ফলে 
লোকটি ভয়ানক ক্রুদ্ধ হ'ল ও বসা লোকদের মাথার উপর দিয়ে লাফিয়ে মসজিদের বাইরে চলে গেল | মসজিদের 
দ্বারদেশে কিছু সংখ্যক আনসার তাকে বললেন $ ‘কি করছো ? ফিরে গিয়ে রসূলে করীমের নিকট মাগফিরাত 


০৩০৫ সি NA NTT DDO DSTO TODDS 


fifa 


১5252০22572 


শত 


৩০৩০৬০০০০০০ 


২২০২২০১২০০০ 


2০১২০ 


2৩১০৩৩৩5৫৩5 


9৩০২০২০০২০৬ 
হস 


২ 


৫৩2 


রি 


৩ 


(৮৯০ 


K 
1 
২ 
| 
A 
A) 
A 
fh 
ৰ 
? 
KR 


৩ 


০ 


CANS CURT TDD EN ANUS 


৩ 


৬৩ সূরা মুনাফিকুন ৫১ পারা 


চাওয়ার জন্য দরখাস্ত কর ।' লোকটি রাগতঃস্বরে বললো, আমি তার দ্বারা কোন ইস্তিগৃফার করাতে চাই না ।” 
(-ইব্‌নে হিশাম, ৩য় খন্ড, ১১১ পৃঃ) 

৪র্থ হিজরী সনে বনুনযীর যুদ্ধ সংঘটিত হয় | এ সময় এ ব্যক্তি ও তার সংগী-সাথীরা অধিকতর প্রকাশ্যভাবে 
ইসলামের বিরুদ্ধে শত্রু পক্ষের সাহায্য ও সমর্থন করে | একদিকে রসুলে করীম (সঃ) এবং তাঁর জীবন 


উৎসর্গকারী সাহাবীগণ ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে প্রস্তুতি গ্রহণ করছিলেন । আর অপরদিকে মুনাফিকরা . 


গোপনে ও ভিতরে ইহুদীদেরকে শক্ত হয়ে থাকার পরামর্শ পাঠাচ্ছিল এবং জানিয়ে দিচ্ছিল যে, আমরা তোমাদের 
সঙ্গে রয়েছি । তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হ'লে আমরা তোমাদের সাহায্য করবো । আর তোমাদেরকে 

করা হ'লে আমরাও তোমাদের সঙ্গে বের হয়ে যাব | তাদের এই গোপন কারসাজির কথা আল্লাহতা'আলা নিজেই 
প্রকাশ করে দিলেন । সূরা হাশর-এর দ্বিতীয় রুকুতে এ কথা আলোচিত হয়েছে । 


কিন্তু সেই লোকটির এবং তার সংগী-সাথীদের এই মুনাফিকী প্রকাশিত হয়ে পড়া সত্তেও রসূলে 
করীম (সঃ) লোকটির প্রতি মার্জনামূলক আচরণ করছিলেন | তার কারণ ছিল এই যে, মুনাফিকদের একটা 
বিরাট বাহিনী তার সাথে যুক্ত হয়েছিল | আওস্‌ ও খাযরাজ উভয় গোত্রের বহু সরদার ছিল তার বড় সমর্থক । 
মদীনার অধিবাসীদের অন্ততঃ এক তৃতীয়াংশ তার সংগী হয়েছিল- ওহুদ যুদ্ধকালে এ কথা স্পষ্ট হয়ে গিয়েছে | 
এরূপ অবস্থায় বাইরের শত্রুদের সাথে লড়াই করার সময় ভিতরের শক্রদের সংগেও লড়াই সৃষ্টি করা 
কোনক্রমেই সমীচীন ছিল না । এ কারণে মুনাফিকদের সব কর্মতৎ্পরতা জানা থাকা সত্বেও নবী করীম (সঃ) 
দীর্ঘদিন পর্যন্ত তাদের বাহ্যিক ঈমানের দাবী অনুযায়ীই তাদের প্রতি আচরণ করছিলেন । অন্য দিকে এ লোকদেরও 
প্রকাশ্যভাবে কাফের হয়ে গিয়ে ঈমানদার লোকদের সাথে যুদ্ধ করবার মতো কিংবা কোন আক্রমণকারী দুশমনের 
সাথে একত্রিত হয়ে প্রকাশ্যভাবে ময়দানে নেমে যাবার মত দুঃসাহসও তাদের ছিল না; এতটা শক্তির অধিকারীও 
তারা ছিল না । বাহ্যত ঃ তারা নিজেদের একটা বাহিনী বানিয়ে নিয়েছিল | কিন্তু তাদের ভিতরেও 
নানারপ দুর্বলতা বর্তমান ছিল | সুরা হাশর-এর ১২-১৪ আয়াতে আল্লাহতা'আলা তাদের আত্যন্তরীণ দুর্বলতার 
চিত্র সুস্পষ্টভাবে অর্কিত করেছেন । এ কারণে তারা বাহ্যতঃ মুসলমান হয়ে থাকাই নিজেদের মঙ্গল মনে ক'রে 
নিয়েছিল | তারা মসজিদে আসতো, নামাজ পড়তো, যাকাতও দিয়ে দিত | মুখে ঈমানের এমন বড় বড় ও ল্বা- 
চওড়া দাবী করতো যা করার প্রকৃত ঈমানদার মুসলমানের জন্যে কোন প্রয়োজনই হ'ত না । তাদের প্রত্যেকটি 
মুনাফেকী আচরণের হাজারও ব্যাখ্যা তারা পেশ করতো | এরূপ ব্যাখ্যা দিয়ে তারা বিশেষভাবে তাদের নিজস্ব 
গোত্রের আনসারদেরকে প্রতারিত করতে ও বুঝাতে চাইত যে, আমরাতো তোমাদের সংগেই রয়েছি । আনসার 
ভ্রাতৃত্ব হতে বিছিন্ন হয়ে যাবার পর তাদের যেসব ক্ষতি লোকসান হবার আশংকা ছিল, এই সব উপায় অবলম্বন 
করে তারা সেই সব ক্ষতি লোকসান হতে নিজেদেরকে রক্ষা করতে চাচ্ছিল | সেই সংগে এই ভ্রাতৃত্বের মধ্যে 
শামিল থেকে ফায়দা লাভের যত উপায় ও পন্থা সম্ভব হ'ত তা সবই তারা অবলম্বন করতো । 

বস্তুতঃ এসব কারণে আবদুল্লাহ ইব্‌নে উবাই ও তার সংগী মুনাফিকরা বনুল মুস্তালিক অভিযানে রসূলে 
করীমের সংগে যাবার সুযোগ পেয়েছিল | তারা এক সংগে এমন দুটি বড় বড় ফিত্নার সৃষ্টি করলো, যা 
মুসলমানদের সংহতি ও সূসংঘবদ্ধতা চূর্ণ-বিচুর্ণ করে দিতে পারতো | কিন্তু কুরআন মজীদের শিক্ষা ও রসূলে 
করীমের (সঃ) সংস্পর্শে ঈমানদার লোকেরা যে সবোত্তিম প্রশিক্ষণ লাভ করেছিলেন, তার দরুন এ উভয় প্রকারের 
ফিত্নার মূলোৎপাটন যথাসময়ে সম্ভব হয়েছিল । আর এই মুনাফিকরা নিজেরাই লাঞ্ছিত-অপমানিত হতে 
থাকলো । তন্মধ্যে একটি ফিত্নার উল্লেখ হয়েছে সূরা নূর-এ ; আর দ্বিতীয় ফিত্নার উল্লেখ এ সুরাটিতে হয়েছে । 


জরীর তাবারী, ইবৃনে সা'আদ ও মুহাম্মদ ইব্‌নে ইসহাক বহু সংখ্যক সনদে এ ঘটনাটির উল্লেখ করেছেন | কোন 
কোন বর্ণনায় সেই অভিযানের নাম বলা হয় নি যাতে এ ঘটনা সংঘটিত হয়েছিল | আর কোন কোন বর্ণনায় একে 
তাবুক যুদ্ধের ঘটনা বলে বর্ণনা করা হয়েছে । কিন্তু মাগাজী (কেবল মাত্র যুদ্ধ সংক্রান্ত ইতিহাস) ও জীবনচরিত 


ঞ 
525225552৩০ 


পেত হেবে৫্রতু তত তত ত৩:৮:০:০০১০০ 


AL 
ন 


22252555255 


RALLY 


ep 


শি 


>) 


৪৫2 


৬৩ সূরা মুনাফিকুন ৫২ পারা২৮ 
ERR TT SNA NO RT TST STN TT TET TSR 
বিশেষজ্ঞগণ এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, এই ঘটনাটি বনুল মুস্তালিক যুদ্ধ-কালে সংঘটিত হয়েছিল | এ মী 
পর্যায়ের সমস্ত বর্ণনা একত্রিত করলে ঘটনার যে রূপ গড়ে ওঠে তা এই ঃ 

মুরাইসী নামক পানির কুপের পার্শ্বে একটি জনবসতি ছিল । বনুল মুস্তালিকদেরকে পরাজিত 
করার পর মুসলিম বাহিনী এখানে অবস্থান করছিল | এই সময় সহসা পানি নিয়ে দু'ই ব্যক্তির মধ্যে ঝগড়ার 
সুত্রপাত হয় | এদের একজনের নাম ছিল জাহ্জাহ্‌ ইব্নে মসউদ গিফারী | তিনি ছিলেন হযরত উমরের 
কর্মচারী | তাঁর ঘোড়া সামলানোর দায়িত্বও এ লোকটিই পালন করতেন | আর দ্িতীয়জন ছিলেন সিনান ইব্‌নে 
আবার আল-জুহানী । তাঁর গোত্র খাযরাজের একটি গোত্রের মিত্র ছিল । ঝগড়া-মুখের তিক্ত কথা-বার্তা 
ছাড়িয়ে হাতা-হাতি পর্যন্ত পৌছেছিল | জাহ্‌জাহ সিনানকে একটা লাথি মেরেছিলেন । প্রাচীন ইয়ামনী ধতিহ্যের 
দৃষ্টিতে আনসাররা এই ব্যাপারটিকে খুবই অপমানকর মনে করতেন । তখন সিনান আনসারদেরকে সাহায্যের 
জন্যে ডাকলেন । আর জাহ্জাহ্‌ মুহাজিরদেরকে সাহায্যের জন্যে আহবান করলেন | ইবৃনে উবাই এ ঝগড়ার কথা 
শুনতে পেয়েই আওস ও খাযরাজের লোকদেরকে উস্কানি দেয়ার জন্যে চিৎকার ক'রে ক'রে বলতে লাগল $ শীঘ্র 
দৌড়াও এবং মিত্র গোত্রের লোককে সাহায্য কর । অপরদিক হতে কতিপয় মুহাজিরও বার হয়ে আসলেন | খুব 
বিরাট ধরনের সংঘর্ষ ঘটে যাওয়ার উপক্রম হ'ল এবং তখন-তখনই আনসার ও মুহাজিরগণ পরম্পরে এক 
রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়ে পড়তে পারতেন এমন এক স্থানে, যেখানে অল্প দিন পূর্বেই এরা সকলে সম্মিলিতভাবে 
এক দুশমন গোত্রের সাথে লড়াই ক’রে তাকে পরাজিত করে বিজয়ীর বেশে সেখানেই অবস্থান করছিলেন । 
চিৎকার শুনে রসূলে করীম (সঃ) বার হয়ে আসলেন এবং বললেন $--------- 

‘এ বর্বরতার চিৎকার কেন ? তোমরা কোথায়, আর এই জাহেলিয়াতের চিৎকার কোথায় ? (অর্থাৎ এটা 
তোমাদের জন্যে শোভা পায় না ) তোমরা এ ত্যাগ কর | এটা অত্যন্ত নিকৃষ্ট ও হীন কাজ |" * 


DODDS 


25৩ 


১৯১১১ 


৩০০৩2252525 


তখন উভয় দিকের নেক্কার লোকেরা অগ্রসর হয়ে আসলেন এবং ব্যাপারটি সঠিকরূপে মিটমাট করে 
দিলেন । সিনান জাহ্জাহ্‌কে মা'ফ করে দিয়ে সন্ধি করলেন । হ্‌ 


অতঃপর যার যার দিলে মুনাফিকী ছিল, এমন প্রত্যেকটি লোক আবদুল্লাহ ইবৃনে উবাইর নিকট উপস্থিত 
হ’ল | তারা সকলে একত্রিত হয়ে তাকে বললো £ 'এতদিন তোমার প্রতি তো আমাদের অনেক আশা-ভরসা 


২৩০৩৩৩৩৩৫০৩ 


৩০ 
DTD TD DDD DDC CS 


৬১৯১ 


* কৃত এই সময় নবী করীমের (সঃ) বলা এই কথাটি অত্যন্ত গুরুত্বের দাবীদার ও গভীর তাৎপর্যপূর্ণ । ইসলামের সঠিক ভাবধারা বুঝাবার জন্যে 
এই কথাটির তাৎপর্য যথার্ধভাবে অনুধাবন কলা আবশ্যক | ইসলামের নিন্ম হ'ল দুইজন লোক যদি নিজেদের পারম্পরিক ঝগড়া-বিবাদে অন্য 
লোকদেরকে সাহায্যের জন্যে ডাকতে চায়, তাহলে তার বলবে & “হে মুসলমানরা 1 এস, আমাদের সাহাঘ্য কর | অথবা বলবে, হে লোকের! । আমাদের 
সাহায্যে এগিয়ে এস | কিন্তু দুইজনের প্রত্যেকেই যদি এরূপে ন! ডেকে লিজ নিজ গোত্রকে, বংশের লোকদের কিংবা বংশ, গোষ্ঠী বা বর্ণ ও অঞ্চলের 
ভিত্তিতে লোকদেরকে ডাকে, তবে এটা জাহেলিয়াতের-ইসলামের বিপরীত পদ্ধতির আহবান হবে । আর এই ডাকে সাড়া দিয়ে যারা আসবে, তারা যদি 
প্রকৃত ব্যাপারে দোষী কে এবং মবলুম কে তা শির্পর না করে এবং হক ও ইনসাফের ভিত্তিতে যযলুমের সাহায্য করার পরিবর্তে নিজ নিজ গোত্র ও 
গোষ্ঠির সমর্থনে পরস্পর দ্বদ্ধ ও সংগ্রাম-সংঘবে লিপ্ত হরে পড়ে, তা হলে এটা সম্পূর্ণ জাহেলিয়াতের কাজ হবে | এ ধরনের কাজ দ্বারা দুনিয়ায় শাস্তি লয় 
- বিপর্যয়েরই সৃষ্টি হয়ে থাকে | এই কারণে রসূলে করীম (সঃ) এই কাজকে অত্যন্ত হান, নিকৃষ্ট পুতিগন্ধময় ও জঘন্য বলে অভিহিত করেছেন । 
মুসলমানদেরকে বলেছেন ₹ এই জাহেলিয়াতের ডাকের সাথে তোমাদের কি সম্পর্ক থাকতে পারে ? তোমরা তো ইসলামের ভিত্তিতে একটি মিল্লাত 
হয়েছিলে । এখন 'আলছার' ও 'মূহাজির' নামে ভাকা-ডাকি কি করে হতে পারে ? আর এইরূপ ডাকে তোমরা কোথায় দৌড়িয়ে যাচ্ছ ? আল্লামা সুহাইলী 
"রওজুল-উসুফ’ গ্রন্থে লিখেছেন £ কোনরূপ ঝগড়া-বিবাদে জাহেলিয়াতের আওয়াজ উচ্চারণ করাকে ইসলামী আইনে রীতিম.; ফৌজদারী অপরাধ রূপে 
চিহ্নত করা হয়েছে | কারও মতে তার দন্ড পঞ্জাশটি বেত্রাঘাত, অন্যদের যতে দশটি | আর তৃতীয়দের মতে অবস্থা অনুপাতে তার দন্ড সাব্যস্ত করতে 
হবে । কোন কোন অবস্থায় শুধু তয় প্রদর্শনই যথেষ্ট । কোন কোন অবস্থায় এইব্রপ আওয়াজ- উচ্চারপকারীকে কারারুদ্জ করতে হবে | আর বদি সে অধিক 
দৃষ্তকারী হয়, তা হলে অপরাধীকে আরও অধিক শাস্জি দিতে হবে । 


24৩5552252৮ 


সু কুহু হুবুহু কু 


২৬২৫-২২-২০ 
চস 


হু DT aR NLR 


Ee Se SSSR 


hl 


ৰ 
nh 
নি 
নি 


এ 


উঠি 


ছিল | তুমি প্রতিরোধ করছিলেও | কিন্তু এখন মনে হচ্ছে, তুমি আমাদের বিরুদ্ধে এ কাংগালীদের* সাহায্যকারী f 


হয়ে গিয়েছ ৷’ ইব্‌নে উবাই আগে হতেই অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে বসেছিল | লোকদের এই কথা শুনে সে যেন ক্রোধে 
ফেটে পড়লো | বললো £ ‘এ সবকিছু তোমাদের নিজেদেরই কৃতকর্ম | তোমরাই এই লোকদেরকে নিজেদের 
দেশে স্থান দিয়েছ | নিজেদের ধন-মাল এদের মধ্যে বন্টন করেছ । শেষ পর্যন্ত এরা ফুলে ফেঁপে খোদ্‌ আমাদেরই 
f প্রতিপক্ষ হয়ে গিয়েছে | নিজের কুকুরকে খাইয়ে পরিয়ে মোটা তাজা করেছ তোমাদেরকেই ছিন্ন ভিন্ন করার 
A উদ্দেশ্যে'-এই উপমাটা আমাদের ও এই কুরাইশ কাংগাল (হযরত মুহাম্মদের সাহাবী)-দের সম্পর্কে হুবহু খেটে 
যায় | তোমরাই তাদের সাথে সম্পর্ক ছিন্ন কর-হাত গুটিয়ে লও, তখন এরা কোথায়ও থাকবে না | খোদার 
6] শপথ, মদীনায় পৌছার পর আমাদের সম্মানিতপক্ষ হীন ও লাঞ্ছিত পক্ষকে বহিষ্কৃত করবে |, 

এই বৈঠকে ঘটনাবশতঃ হয়রত যায়েদ ইব্‌নে আরকামও উপস্থিত ছিলেন | এই সময় তিনি ছিলেন এক অল্প 
বয়স্ক বালকমাত্র । তিনি এইসব কথা-বার্তা শুনে তাঁর চাচাকে বলেছিলেন । তাঁর চাচা ছিলেন আনসারদের মধ্যে 
একজন ধনী ব্যক্তি | তিনি গিয়ে সমস্ত কথা-বার্তা রসূলে করীমের নিকট পেশ করে দিলেন | নবী করীম (সঃ) 
হযরত যায়েদকে ডেকে জিজ্ঞাসা করলে তিনি আদ্যপান্ত সবকিছুই শুনিয়ে দিলেন** | নবী করীম (সঃ) বললেনঃ 
‘সম্ভবতঃ তুমি ইবনে উবাইর কথা শুনতে ভূল করেছ | ইব্‌নে উবাই এই কথা বলেছে এ ব্যাপারে তোমার 
হয়তো সংশয় বা সন্দেহ হয়ে থাকবে 1” কিন্তু হযরত যায়েদ এই কথার জবাবে বললেন £ ‘না, হুযূর ! খোদার 
শপথ, আমি তাকেই এই সব কথা-বার্তা বলতে শুনেছি | অতঃপর নবী করীম (সঃ) ইব্‌নে উবাইকে ডেকে 
পাঠালেন | জিজ্ঞাসা করা হলে সে সুস্পষ্ট রূপে অস্বীকার করলো | শপথ করে বলতে লাগল, আমি এইসব কথা 
কক্ষণই বলিনি |” আনসাররাও বললেন £ ইয়া রসূলুল্লাহ একটি বালকের কথা কি করে বিশ্বাস করা যায় ? 
সম্ভবতঃ তার ভ্রম হয়েছে । ইব্‌নে উবাইতো আমাদের খুবই সম্মানিত ও বুজগ ব্যক্তি । তার বিপরীতে একজন 
বালকের কথা আপনি কিছুতেই বিশ্বাস করবেন না |" গোত্রের বড়-বৃদ্ধরাও হ্যরত-যায়েদকে ভত্সনা করলেন । 
তিনি অবস্থা দেখে দুঃখে ভারাক্রান্ত মনে চুপচাপ বসে থাকলেন | কিন্তু নবী করীম (সঃ) যেমন যায়েদকে 
জানতেন, তেমনি আবদুল্লাহ ইব্নে উবাইকেও জানতেন | কাজেই প্রকৃত ব্যাপার যে কি ঘটেছিল, তা তিনি স্পষ্ট 
বুঝতে পেরেছিলেন! 

হযরত উমর (রাঃ) এই ব্যাপারটি জানতে পেরে রসূলে করীমের (সঃ) কাছে উপস্থিত হলেন ! বললেনঃ 
“আমাকে অনুমতি দিন, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই । আর আমাকে অনুমতি দেয়া সমীচীন মনে না 
হলে মু'আয ইবৃনে জাবাল, উ্বাদ ইবনে বাশার, সা'আদ ইব্নে মু'আয, মুহাম্মদ ইব্নে মুসলিম প্রমুখ 


২২১ 


পু ৩০৯৯১৯৮ 


৩০২৩০১১০৯৯১ 


৩৩৩৩৩ 


১৫৫২ 


NS 


SEC DDD 


৯2৩ 


Pana 


* বারা ইসলাম গ্রহণ করে মদীনার আসছিল এমন সমস্ত লোককে মদীনার মুনাফিকরা 'জালাবীব’ বলতো । শাব্দিক অর্থে এটা ছেঁড়া কিংবা মোটা 
কাপড় পরিধানকারী বুঝায় ; কিন্তু আসলে তারা গরীব মূহাজিরদেরকে অবজ্ঞা ও অপমান করার উদ্দেশ্যেই তাদের সম্পর্কে এই শব্দ ব্যবহার করতো । 
আমাদের ভাবায় 'কাংগালী’ (ভিখারী, দরিদ্র, লোতী, লোলুপ) বললে ঘা বুঝায়, সে কালে 'জালাবীব' বলে ঠিক তাই বোঝানো হ'ত, | 


** ফিকাহ্বিদরা এ ব্যাপারটি হতে একটি শরী'অতী মস্লা গ্রহণ করেছেন | ত! হ'ল এক ব্যক্তির কোন খারাব কথা যদি কোন দীনী, নৈতিক 
কিংবা জাতীয় কল্যাণের উদ্দেশ্যে অন্য লোকের নিকট পৌছানো হয়, তা হলে একে 'চোগণখুরী' বলা যাবে না । শরী'অতে যে- চোগলখুরী-একজনের 
বিরুদ্ধে অন্যজনের নিকট লাগানো-হারাম, তা হ'ল পারস্পরিক ঝগড়া-বিবাদ, ঘৃদ্ধ-লড়াই ও বিপর্যয়-অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে করা চোগলখুরী । 


এ 


রী 
L 
nh 
A 
n 
A 
n 
Al 
A 
A 


CCC ON ASEAN ETE DDD DDD DODD TOD DDD 


৬৩ সূরা মুনাফিকুন a 1) 
৫৬৩৩৩৩০৩৭৩২: 


আনসারদের মধ্যে হতে কোন একজনকে হত্যা করার নির্দেশ দিন * । কিন্তু নবী করীম (সঃ) বললেন, না তা 
কোরও না | লোকেরা বলবে £ ‘দেখ ! মুহাম্মদ নিজেই তাঁর সংগী-সাথীদের হত্যা করাচ্ছেন | অতঃপর তিনি 
সংগে সংগেই সে স্থান ত্যাগ করে চলে যাওয়ার নির্দেশ দিলেন, যদিও রসূলে করীমের সাধারণ নিয়ম অনুযায়ী 
তখনও রওয়ানা হওয়ার সময় উপস্থিত হয় নি । ক্রমাগত ৩০ ঘন্টা চলতে থাকলেন | লোকেরা ক্রান্ত-শ্রান্ত হয়ে 
পড়লো ! পরে একটি স্থানে অবস্থিতি গ্রহণ করলেন | ক্রান্ত-শ্রান্ত লোকেরা মাটিতে পা রাখার সংগে সংগেই শুয়ে 
ঘুমিয়ে পড়লেন | বস্তুতঃ মুরাইসী নামক স্থানে যা কিছু ঘটেছিল তার প্রভাব যেন লোকদের মন-মগজ হতে 
বিলীন করার উদ্দেশ্যেই নবী করীমের (সঃ) এরূপ পদক্ষেপ গ্রহণ করেছিলেন । পথিমধ্যে আনসার সরদার হযরত 
উসাইদ ইবনে হুযাইর নবী করীমের (সঃ) সাথে সাক্ষাৎ করলেন | বললেন ঃ "ইয়া রসূলুল্লাহ আজ আপনি এমন 
সময় যাত্রা করার নির্দেশ দিলেন যখন সফরের উপযুক্ত সময় ছিল না । আপনিও কখনও এইরূপ সময় সফর শুরু 
করতেন না | নবী করীম (সঃ) জবারে বললেন ঃ "তুমি শোননি । তোমাদের সেই সাহেব কি কথাটা বলেছেন ? 


দিতো 


৮১৯ 


তু 


fname 


a 


২০ 


৫৩০৩১৩৩৯৯৯৩ ১৯১ ৮১৮১৯ ১১৯৮৯৮৯৯৯১৯ 


পে 


হযরত উসাইদ জিজ্ঞাসা করলেন £ "কোন সাহেব’? 
বললেন £ "আবদুল্লাহ ইবৃনে উবাই |” 

জিজ্ঞাসা করলেন £ তিনি কি বলেছেন ? 

তিনি জবাবে বললেন £ "বলেছেন £ মদীনায় পৌছাবার পর সম্মানিত হীন-নিকৃষ্টকে বহিষ্কৃত করবে ! 


উসাইদ বললেন £ খোদার শপথ, 'সম্মানিত, তো আপনি । আর হীন নিকৃষ্ট তো সে | আপনি যখন ইচ্ছা 
তাকে বহিষ্কৃত করতে পারেন । 


ক্রমে ক্রমে কথাটি আনসার গোত্রের সমস্ত লোকদের মধ্যে বিস্তৃত হয়ে পড়লো ও ইবৃনে উবাইর বিরুদ্ধে 
তাদের মনে তীব্র ক্রোধ ও ক্ষোভের সঞ্চার হ'ল | লোকেরা ইবৃনে উবাইকে বললো £ গিয়ে রসূলে করীমের নিকট 
ক্ষমা চাও; কিন্তু সে তীব্র বিদ্ৰুপাত্মক স্বরে জবাব দিল £'তোমরা বলেছ, তাঁর প্রতি ঈমান আন | আমি ঈমান 
এনেছি' | তোমরা বললে £ ‘নিজের ধন-মালের যাকাত দাও ; আমি যাকাতও দিয়ে দিয়েছি । এখন তো বাকী 
আছে শুধু এতটুকু যে, আমি মুহাম্মদ (সঃ)-কে সিজদা করবো |’ এইসব কথার দরুন তার বিরুদ্ধে মু'মিন 
আনসারদের মনে অসন্তোষ ও রোষ-ক্ষোত অধিকতর বৃদ্ধি পেয়ে গেল এবং চারদিক হতে তার উপর অভিশাপ 
বর্ষিত হতে লাগলো | 'এই কাফেলা যখন মদীনা শরীফে প্রবেশ করতে লাগলো, তখন আবদুল্লাহ ইবৃনে উবাইর 
পুত্র আবদুল্লাহ্‌ নগ্ন তরবারি উত্তোলিত করে তাঁর বাবার সম্মুখে দাঁড়িয়ে গেলেন । বললেন ঃ 'আপনি বলেছিলেন, 
মদীনা পৌছে সম্মানিত অসম্মানিতকে বহিষ্কৃত করবেন । কিন্তু সম্মানিত আপনি, না আল্লাহ ও তাঁর রসূল, তা 
এখন আপনি জানতে পারবেন | খোদার শপথ, রসূলে করীম (সঃ) অনুমতি না দেয়া পর্যন্ত আপনি মদীনায় প্রবেশ 
করতে পারবেন না, এই কথা শুনে ইব্‌নে উবাই চিৎকার করে বললো £ ‘হে খাযরাজ গোত্রের লোকেরা, দেখে 
যাও, 


৩৩5৩5527575 


২৩৩৫৩০৩৫৩৩৩ 


ek 


২5১৬২ 


৩ 


০০৫১২০০৫০৫০ ৫০৯৯-৯৯-০০ 


* বিতিন্ন বর্ণনান্প আনসার গোত্রের বিভিন্ন বুজর্গের নাম উল্লেখিত হয়েছে | হযরত উমর এ'দের মধ্যে কোন একজ্জনকে এই কাজের নির্দেশ দিতে 
অনুরোধ জানিয়েছিলেন | তিনি বলেছিলেন, আমি মুহাজিরদের মধ্যের লোক, আমার দ্বারা এই কাজটি হলে বড় বিপর্যয় দেখা দেয়ার আশৎকা বোধ হলে 
এইকরুন। 


হু হু কুহু ১ EES 


রা 


gp 


ly 


2244৩552525 


৮ 


Al 

[| সংবাদ পৌছাল ৷ নবী করীম (সঃ) আবদুল্লাহ্‌কে বলে পাঠালেন, তিনি যেন তাঁর পিতাকে নিজের ঘরে যেতে 

দেন ।' আবদুল্লাহ এই কথা শুনে বললেন, "নবী করীম সেঃ)-ই যদি অনুমতি দিয়ে থাকেন, তাহলে আপনি ঘরে 
যেতে পারেন ৷’ তখন নবী করীম (সঃ) হযরত উমর (রাঃ) কে বললেন £ ‘হে উমর ! কি মনে কর, তূমি:যে সময় 
ইব্‌্নে উবাইকে হত্যা করার অনুমতি চেয়েছিলে, তখন তাকে হত্যা করা হলে নানা রকমের কথা উঠতো । কিন্তু 
আজ অবস্থা এই দাঁড়িয়েছে যে, আমি যদি তাকে হত্যা করার নির্দেশ দিই, তবে তা অনায়াসেই করা যেতে 
পারে |” হযরত উমর (রাঃ) নিবেদন করলেন ঃ 'খোদার শপথ, আমি বুঝতে পেরেছি, আমার অপেক্ষা আল্লাহর 
রসূলের কথা অধিকতর বিচক্ষণতাপূর্ণ |” ** 


এই পটভূমিতেই এই সূরাটি নাযিল হয় এবং নাযিল হয় সম্ভবতঃ নবী করীমের (সঃ) মদীনায় প্রত্যাবর্তনের 
পর। 


** এই কথাটি হতে দুটি গুরুত্বপূর্ণ মস্লা! জানা যায় । একটি এই যে, ইব্নে উবাই যে কার্যক্রম ও তৎপরতা শুরু করেছিল, যুসলিম মিল্লাত থেকে 
কোন লোক অনুরূপ আচরণ করলে সে মৃত্দন্ড পাওয়ার যোগ্য হবে | আর দ্বিতীয় এই যে, নিছক আইনের দৃষ্টিতে কেউ মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য হলেই 
তাকে কার্যতঃও হত্যা করতে হবে, তা জরুরী নয় | এরূপ চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করার পূর্বে এই হত্যাকান্ড অধিকতর বিপর্যয় সৃষ্টির কারণ হয় কিনা তা 
বিবেচনা করে দেখতে হবে | অবস্থার প্রতি উপেক্ষা দেখিয়ে নির্বিচারে আইনের প্রয়োগ অনেক সময় আইন প্রয়োগের মূল উদ্দেশ্যের বিপরীত ফল নিয়ে 
আসে । কোন মুনাফিক ও বিপর্যয় সৃষ্টিকারীর সমর্থনে কোন অনন্য সাধারণ রাজনৈতিক শক্তি বর্তমান থাকলে তাকে শাস্তি দিয়ে অধিকতর বিপর্যর সৃষ্টির 
কারণ ঘটানোর তুলনায় বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা সহকারে সেই আসল রাজনৈতিক শক্তির মূলোৎপাটনের ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক, যার জোরে সেই 
লোকটি দুষ্ৃতি করার দুঃসাহস করে | ঠিক এই কল্যাণ চিন্তার কারণেই নবী করীম (সঃ) ইবনে উবাইকে তখনও শাস্তি দিলেন না , যর্খন শাস্তি দেয়া তাঁর 
পক্ষে সহজ ছিল | বরং ভার সাথে অব্যাহতভাবে নম আচরপই গ্রহণ করতে থাকলেন | শেষ পর্যন্ত দুই-তিল বৎসরের মধ্যেই মদীনার মুনাফিকদের শক্তি 
ও প্রভাব, চিরতরে নিঃশেষ হয়ে গেল । 


ৃ 
রা 
ন্‌ 
) 
| 
ৃ 
ৃ 
ূ 
্ 
্ 


Y 


চপ 


ও 
Ny 
YS 
৮৬ 


২ 


AAAS SSSA OS ASC a AANA AANA a Tac SDD DDE DDD TD 


A € টা । 0 G4 ০৮ ৩ ২টি 132, 9,7933 A 
R রর দুই নী আল 1 

এ রে |] 2 এ 5 
০৪১৯ ৬৮১০101%৯) 


2৩ 


অত্যন্ত মেহেরবান অশেষ ' দয়াবান. আল্লাহর নামে (শুরু) 


3h 026 এ GE HE 920 গত 


| আল্লাহর রসূলঅবশাই আপনি নিশ্চয় আমরা তারাবলে মুনাফিকরা তোমার আসে যখন 
সাক্ষ্যদিচ্ছি কাছে 


৫.5 ঠা 5 ৫:47 245 পর্ণ AN BA 2A ৪৭ / 
Ee) 


৩৩৪৯: এ) Adm DO শু এ) 5 


নিশ্চয় সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ এবং ভার রসুল অবশ্যই ভুমি নিশ্চয় জানেন আল্লাহ এবং 


১৯১৯৮১১১৮০৯ 


2:৮4 FY = ৫ 
৮5 পে 2d 2444 EAP lA তে || 
2 ৮০৯ ৫৩৮ 1১৩৯০, টে LY (৪০) 
আর ৬৯৮৮ পার 


তারাবাধা অতঃপর ঢাল স্বরূপ) তাদের শপথগুলোকে তারা গ্রহণ করেছে মিথ্যাবাদী অবশ্যই 
সৃষ্টি করে কাদির 


DMA AAPA a) 


Al A 2৮৩ 2 (৮0৮ রি EX AN 2 

Ste A FY w 

১১১ ০ ৬৯৬৯ 1৮৫0৩ £ ৪1৮০১ ১১:৯৭ ৬৮ 

এটা তারা করছে যা কত মন্দ তারা নিশ্চয় আল্লাহর পথ থেকে 
॥ 2... এ 11৮ L172 2৮৫পত A MES td 
f 55 (< নি 22 + 2৫ 
96৯৩ ৩০ পিক ১১ তিতা পি 
র্‌ তাদের অন্তর উপর মোহর করা অতঃপর কুফুরি আবার ঈমান তারা যে এ কারণে 
|) সমূহের হয়েছে করেছে এনেছে 


PE Fo fe এ এরিক ১৮১১১১১৯৬১৮ একরের পরিনতি Fal nd Pera tar od SE Te 


এক 


রুকুঃ১ 
বি তোমার নিকট আসে তখন তাহারা বলে £ 'আমরা সাক্ষ্য দিতেছি, আপনি 
£সন্দেহে আল্লাহর রসূল । হ্যাঁ, আল্লাহ জানেন যে, তুষি অবশ্যই তাহার রসূল । আল্লাহ সাক্ষ্য দিতেছেন, 
‘এই মুনাফিকরা চরমভাবে মিথ্যাবাদী”১ । রি 

২. তাহারা নিজেদের শপথসমূহকে ঢাল বানাইয়া লইয়াছে । আর এইভাবে তাহারা আল্লাহর পথ হইতে নিজেরা 
বিরত থাকে ও অন্যান্যদিগকে বিরত রাখে | ইহারা যাহা করিতেছে, তাহা কতই নিকৃষ্ট ধরনের তৎপরতা | 


৩. এইসব কিছু শুধু এই কারণে যে, এই লোকেরা ঈমান আনিয়া পরে আবার কুফরী গ্রহণ করিয়াছে । এই জন্য 
তাহাদের দিলের ওপর মোহর লাগাইয়া দেওয়া হইয়াছে ৷ 


CAC LCA AY 


১{ অর্থাৎ যে কথা তারা নিজেদের যবানে বলছে, তাতো নিজ স্থানে সত্য, কিন্তু তার! মুখে যা প্রকাশ করছে যেহেতু তাদের বিশ্বাস তা নয়, সে জন্যে 
তারা তোমার রসূল হওয়া সম্পর্কে যে সাক্ষ্য দান করছে তাদের সে উক্তিতে তারা মিথ্যুক । 


পতাত তাস S 


৩১৫৫ 


৬৩ সূরা মুনাফিকুন ৫৭ রি 


8৪90 2 2426 চিপার্ট 2 র্‌ ১৪৫৫ 
হা ৬৪০ 951 121 র্ ৩৯৪৪৪) ~~ 
তাদের দেহ গুলো তমার শরির মু তাদের তুমি যখন এবং. তারা বুঝে না তারা অতঃপর রা 
দেখ 
BALL চি. 49 পাপ DA Ie টার 
০ ত্র ৮১52) পপ 12561 ৩ 
ঠেকান দেয়া কাষ্ঠথনুসমূহ তারা যেন(আসলে) তাদের কথাকে তুমি শুনবে কথাবলেতারা যদি এবং 
১ 2৫ 2 5৮৫2 We esr EAE SD RAE 
রণ Dy 
৮১১৩২ 4 su)! রঃ মণি Joye ৬০ 
তাদের সতর্ক অতএব শত্রু তারাই  তাদেরবিরুদ্ধে উচুআওয়াজ প্রত্যেক তারা মনে করে 
(থেকে) হও 
ভিতরের a A427 Me 24,3247) 


SS ০৪ 19) 2 992৬5 3545) (-8৩3 


তোমরা আস তাদেরকে বলা হয় যখন এবং তাদের ফিরিয়ে নেয়া কোথায় আল্লাহর তাদের উপর মার 
হচ্ছে 


ALB ৮৮6 406 ৫৫ Bi 


রহ 


ূ 
গর ২৭ 
Rf 
তর 
I 
নু 
| 
ন 
& 
Ej 
রী, 


এখন তাহারা কিছুই বুঝে নাং | 
৪, ইহাদের প্রতি তাকাইলে ইহাদের অবয়ব তোমাদের খুবই আকর্ষণীয় মনে হইবে । আর ইহারা কথা বলিলে 
তাহাদের কথা শুনিতে মগ্ন হইয়া যাইবে । কিন্তু আসলে ইহারা খোদাইকৃত কাষ্ঠ খন্ডমাত্র, যাহা প্রাচীরের সহিত 
জুড়িয়া দেওয়া হইয়াছে ৩। প্রত্যেকটি জোর আওয়াজকে ইহারা নিজেদের বিরুদ্ধে মনে করে | ইহারা পাকা 
শত্রু | ইহাদের হইতে সতর্ক হইয়া থাক | ইহাদের ওপর খোদার মা”র | ইহাদিগকে কোন্‌ উল্টা দিকে লইয়া 
যাওয়া হইতেছে৪? 

৫. আর ইহাদিগকে যখন বলা হয় 'এস, তাহা হইলে আল্লাহর রসূল তোমাদের জন্য মাগৃফিরাতের দো'আ 
করিবেন’, তখন তাহারা মাথা ঝাঁকানি দেয় । 


২। এই আয়াতে 'ঈমান’ আনার অর্থ- ইমানের একরার করে মুসলমানদের দলতুক্ত হওয়া | আর 'কৃফর' করার অর্থ হচ্ছে- অন্তরে ঈমান না আনা ও 
নিজেদের বাহ্যিক একরার ও ঈমানের পূর্বে যে কুফরীর উপর তারা প্রতিষ্ঠিত ছিল ভার উপর কায়েম থাকা | আল্লাহর পক্ষ থেকে কারুর অন্তরে 
মোহর করে দেয়ার অর্থ যে সমস্ত আয়াতে সম্পূর্ণ পরিক্কাররূপে ব্যক্ত করা হয়েছে এ জায়তটি তার মধ্যে অন্যতম | এ মুনাফিকদের এরূপ অবস্থা 
এ কারণে হয়নি যে, আল্লাহতা"আলা তাদের অন্তরসমূহে মোহর মেরে দিয়েছিলেন সেজন্যে ঈমান তাদের মধ্যে প্রবেশ করতেই পারেনি; ফলে তারা 
বাধ্য হরে মুনাফিক থেকে গিয়েছিল | বরং আল্লাহতা'আলা তাদের জন্তরসমূহের উপর সেই সময় এ মোহর মেরে দিয়েছিলেন যখন তারা ঈমানের 
ধ্রকাশ্য স্বীকৃতি দান করা সত্বেও কৃফরীর উপর কারেম থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছিল | তাদের এই সিদ্ধান্তের কারণে তাদের কাছ থেকে অকপট 
শুদ্ধ ঈমানের সুযোগ ছিনিয়ে নিয়ে তাদের অবলস্বিত মুনাফিকির (কপটতার) সুযোগ তাদেরকে দান করা হ'ল । 

৩। অৰ্থাৎ এরা যারা দেওয়ালে ঠেস লাগিয়ে বসে এনা মানুষ নয়, বরং কাঠের পৃভুল | এদের কাঠের সঙ্গে তুলনা করে একথা বুঝানো হয়েছে যে, এরা 
চরিত্র ও নৈতিকতার দিক দিয়ে-যা মানুষের সার-বন্তু-একেবারে শৃণ্যগর্ভ | আবার দেওয়ালে সংলগ্ন খোদাই করা কাষ্ঠ-খণ্ডের সংগে তাদের 

তুলনা করে এ কথাও বোঝানো হয়েছে যে এরা সম্পূর্ণ অকর্মশ্য | কেননা কাঠ তখনই কাজে লাগে যখন তা কোন ছাদ বা দরওয়াঙ্জা বা কোন 
ফানিচারে ব্যবহৃত হয় । দেওয়ালে সন্ধিত খোদাই করা কাষ্ঠ-খণ্ড কোন কাজেরই নয় । 

৪1 তাদের ঈমান থেকে কপটতার দিকে বিপরীতগামী করায় কে সে কথ! বলা হয়নি | পরিস্কার-রূপে এ কথা না বলায় স্বতঃই এ মর্ম বুঝা যার যে, 
তাদের এই উন্টা চালের প্ররোচক কোনো একটি মাত্র জিনিস নয়, বরং এর মধ্যে বহ রকমের শ্ররোচণাদানকারী আছে ! 

Y শয়তান আছে, খারাব বন্ধু আছে ; তাদের নিজেদের প্রবৃত্তির বাসনা-কামনা আছে | কারুর স্ত্রী প্ররোচণাদাত্রী, কারন্র সন্তান তার প্ররোচক, কারণর 
দৃষ্ট আত্মীয় কুটুবরা ভার প্রব্রোচপাদাতা এবং কারুর অন্তরের হিসো-বিদ্বেষ ও অহংকারই ডাকে সেই পথে পরিচালিত করেছে । 


টু লে - CS SD Dm 
LEE ৩ ৮১৯৯৮৯৮৯৯৯৮ DTD. 


০ ৫৫-৫৫-৫৫৫৫ aa maT DMAP TAT 


CCA A CACAO ALA LAU NA AN AN aa ATLL 


(৩ 


৬৩ সূরা মুনাফিকুন ৪৮ পারা ২৮ 


৬০৩৩৩৩০৩০৩৩ ৮ 


৫2৫22: ছি AL ভারত ৩৫ চে / 
০ © 55:8০ টি ১ ৩১৩৩৪ A 2 
সমান তারা এব ত 


2 
তাদের জন্যে অহংকারী ২. বিরত থাকে তাদের তুমি দেখ  এ্রবং 


5252525৩255 
সি 
\ 
৬৩) 

খ 
\N 

E 

3 


NESS nfm 
৯ 


৭, ইহারা সেই লোক যাহারা বলে যে, রসূলের সঙ্গী-সাথীদের জন্য অর্থ ব্যয় করা বন্ধ করিয়া দাও, যেন ইহারা 
ছিন্নভিন্ন হইয়া যায় । অথচ পৃথিবী ও আকাশমন্ডলের সমস্ত ধন-ভান্ভারের মালিক একমাত্র আল্লাহ-ই, কিন্তু 


এই মুনাফিকরা বুঝে না । 
৮. ইহারা বলে £ আমরা মদীনায় প্রত্যাবর্তন করিলে যে সম্মানিত সে হীনকে সেখান হইতে বহিষ্কৃত করিবে ৫ | 


৫। অর্থাৎ মাত্র এই পর্যন্ত ক্ষান্ত হতোনা ; রসুলের কাছে ক্ষমা প্রার্থনার জন্যে না এসেই মাত্র ভারা ক্ষান্ত হতো না, বরং একথা গুনে অহংকার ও 
তারা মাথা ঝাঁকাতো, ও রসুলের কাছে আসা ও মাফ চাওয়াকে নিজেদের পক্ষে অপমানকর মনে করে আপন জায়গায় জমে বসে থাকতো ৷ তাদের 
মু'মিন না হওয়ার এ হচ্ছে সুস্পষ্ট চিহ্ন । 


২০৬৫৩০৩০৩55: 


[< 2 রি BME চার OE নিতে তত 2 
১১ ৩ red ১৪৩০১ 2 তা পিক এ 
কর | 
না” কক্ষণনা তাদের জন্যে তুমি ক্ষমা নি অথবা তাদের জন্য তুমি ক্ষমা প্রার্থনা 
22 পর্ণ 2 | 3/3/72 ১৮ পর Zu ৫ 2০55 
| ৩ ৫3১১4৪। ES 2) ৫, ৮৪ dh 
= ফাসেক NT ENE (CRT 
1276 SDA LAD DA NA ILA CELA 2 
০ ৩৮ 15535 ৯ 2১৫9] 
যতক্ষণ না আল্লাহর রসুলের কাছে যারা (তাদের তোমরা খরচ করো না বলে যারা 
fl " (আছে) জনা 
খ 
পে 55৫7 UG DLL ৬ ৮ 24737 
52০9 2 ৬৯৮০ ৩৮১৯ 5 2 ১৮০০৪ 
কিন্তু যমীনের ও আসমানসমূহের ধন্তান্ডারসমূহ আল্লাহরই অথচ তারা ছিন্নভিন্ন হয়ে 
যায় 
AD বা নে 2 দি ক সিভি পে ০৫ 2 ৮৫৮১ 19১ 
15০১৮ 3৮ ৪০ ৩৮০ ০৯ 5 55882 SS 3512) ॥ 
? মদীনার দিকে আমরা ফিরে যদি অবশ্যই তারা বলে তারা বুঝে রর নর A 
৫ ভিলা ৫১৫৫7 ৫৩ Ged পা 2৮৫ 
১৩১ ৩৩ ১9) Cee 
্ অধি 
I হীনতরকে তা থেকে Behl বহিষ্কার করবেই { 
| আর তোমরা লক্ষ্য করিতেছ, উহারা আলা হইতে বড়ই অহমিকা সহকারে বিরত থাকে | ? 
রা ৃ 
কখন-ই ইহাদিগকে মাফ করিবেন না |... আল্লাহ্‌ ফাসেক লোকদিগকে কখনই হেদায়াত দেন না । ; 
4 


ey 


৩ 


৬৩ 
সূরা মুনাফিকুন ৫৯ পারা ২৮ 
পি ২৩৩৩৩০৩ ৯৯৯৯১৯৯৯১১১ না 


বৃ 1 92 1 পাও Dl ॥ J 
|) eos ৩৯৮ 5 9৮42 3 Blah 51! 
A নব মুমিনদের জন্য ও 3 ও. সম্মান জা অথচ 
রি + রি LE £2 % ০৮ 
৪ | ৮৩ শসা চে রও A 
| না ও তোমাদের সম্পদগুলো টি না ঈমান এনেছ যারা তারা জানে | 
না 22৫ ৫] 
এর SYS ৩৩৩০, কে তি ৮7 
তারাই খীসবলোকনতঃপর এটা যে এবং আল্লাহর স্মরণ থেকে তোমাদের সন্তানরা [| 
্ 

4৯৯1৫5৫156৩ ৬ HNL, তে ০৮8 
EEE SO 53 ৩ ৩2158) 5৩ ou: 
আসে যে পূর্বে তোমাদের আমরা রিজিক তা(যা। থেকে তোমরা খরচ এবং ক্ষতিগ্রত্ত 7 
দিয়েছ ক্র ) 

ANG পু ৫০৫৫ ০ ৮৫ ALL এ পৰ রা! 
কাল পর্যন্ত আমাকে অবকাশ না কেন হে আমার সে অতঃপর মৃত্য তোমাদের কারও |: 


} 
AI DA /2 ৯7:25. তত্র ANE SLT 52 
2৫৫ | 
55 ৩ 20 ৬১ ৬৪ ডো 3 ৩৩০০৩ v2 |; 
অবকাশ .কক্ষণন| অথচ সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হোতাম আমি এবং রর আমিতা হলে কিছু 


0) ২০৮৩৪৩ ০ Ie 4) £ ৫ হী 191 ১ 2) 


রি আর তার নির্ধারিত আসে যখন কোন আল্লাহ 
অথচ মানমর্যাদা তো আল্লাহ্‌, তাঁহার রসূল এবং মু'মিনদের জন্য | কিন্তু এই মু'নাফিকরা জানে না । 
কুকু £২ 
৯. হে লোকেরা যাহারা ঈমান আনিয়াছ, তোমাদের ধন-সম্পদ এবং তোমাদের সন্তান-সন্ততি যেন তোমাদিগকে 
আল্লাহর স্বরণ হইতে গাফিল করিয়া না দেয় । যাহারা এইরূপ করিবে তাহারাই ক্ষতিগ্রস্ত হইবে | 


১০. যে রিযৃক্‌ আমরা তোমাদিগকে দিয়াছি তাহা হইতে ব্যয় কর-এর পূর্বে যে, তোমাদের কাহারও মৃত্যু সময় 

আসিয়া উপস্থিত হয় ও তখন সে বলে £ হে আমাদের রব্‌, তুমি আমাকে আরও একটু অবকাশ দিলে না কেন, 

যখন আমি দান-_সাদ্‌কা করিতাম ও নেক-চরিত্রবান লোকদের মধ্যে গণ্য হইয়া যাইতাম |" 

১১. অথচ যখন কাহারও কর্ম-সময় পূর্ণ হইয়া যাওয়ার মৃহর্ত আসিয়া পড়ে, তখন আল্লাহ্‌ তাহাকে কক্ষণই 
খাঁ অধিক অবকাশ দেন না । আর তোমরা যাহা কিছু কর আল্লাহ সে বিষয়ে পূর্ণ ওয়াকিফহান রহিয়াছেন । 


ক পে তিত9555555755৮৫ 


আশ এতো এ লগ ৬৮ সা 


AARNE ATLA 


> 


স্‌ 


সূরার ৯নং আয়াতের - :০০2)11৯ ৩১১ অংশের ৬:১০ শব্দটিকে এ সূরার নাম রূপে গ্রহণ করা 
হয়েছে । অর্থাৎ এ সেই সূরা যাতে ৩৮১৬১ “তাগাবুন' শব্দটি ব্যবহৃত হয়েছে । 


নাযিল হওয়ার সময়-কাল 

মুকাতিল ও কলবী বলেন, এ সূরাটির কিছু অংশ মক্কায় অবতীর্ণ হয়েছে, আর অপর অংশ মদীনায় । হযরত 
আবদুল্লাহ ইবনে আব্বাস ও আতা ইবনে ইয়াসার বলেন, শুরু হতে ১৩শ আয়াত পর্যন্ত অংশটুকু মন্ধী, আর ১৪শ 
আয়াত হতে শেষ পর্যন্ত মদীনী | কিন্তু অধিকাংশ তফসীরকারের মতে এ পূর্ণ সূরাটিই মদীনী । এ হিজরতের পর 
অবতীর্ণ হয়েছে । যদিও এ সূরায় এমন কোন ইশারা-ইর্থগত এমন পাওয়া যায় না যার ভিত্তিতে এর নাযিল 
হওয়ার সময়-কাল সম্পর্কে কোন নির্দিষ্ট ও নিশ্চিত কথা বলা যেতে পারে, কিন্তু এর মূল বিষয়সমূহ নিয়ে 
চিন্তা-বিবেচনা করলে একটা ধারণা এ হয় যে, সম্ভবতঃ এ হিজরাতের পর মদীনী জীবনের প্রাথমিক পর্যায়ে 
নাযিল হয়ে থাকবে | এ কারণেই হয়তো এতে কিছুটা মক্কী সুরার ভাবধারা আর কিছুটা মদীনী সূরার ভাবধারা 
পাওয়া যায় । 


৬৫ 
DDD TT DDT ET DTD DTD DTT 


৩৩০০৩-০ 


আলোচ্য বিষয় ও মুল বক্তব্য 


এ সূরার মূল বিষয়কন্তু হ’ল ঈমান ও আনুগত্য গ্রহণের আহবান ও উত্তম চরিত্রের শিক্ষাদান | কথার পরম্পরা 
এরূপ যে, প্রথম চারটি আয়াতে নির্বিশেষে সমস্ত মানুষকে সবোধন করে কথা বলা হয়েছে । ৫ম আয়াত হতে 
১০ম আয়াত পর্যন্ত সে সব লোককে সযোধন করা হয়েছে যারা কুরআনের আহবানকে অগ্রাহ্য করেছে ৷ এর পর 
.১১শ আয়াত হতে শেষ পর্যন্ত আয়াত সমূহে কুরআনের আহবান যার মেনে নিয়েছে তাদের লক্ষ্য করে কথা বলা 
হয়েছে । নির্বিশেষে সমস্ত মানুষকে সহোধন করে কয়েকটি সংক্ষিপ্ত বাক্যে নিম্নোদ্বৃত চারটি মৌলতত্ব বিশ্লেষণ 
করা হয়েছেঃ 


১. এ বিশ্ব-লোক যেখানে হে মানুষ, ভোমরা বসবাস ও জীবন-যাপন করছো, মোটেই খোদাহীন নয় । এর 
সৃষ্টিকর্তা, মালিক ও প্রশাসক-পরিচালক আছেন এবং তিনি নিরংকুশ শক্তি ও ক্ষমতার অধিকারী এক খোদা । 
তিনি যে সব দিক দিয়ে সম্পূর্ণ এবং সর্বোতভাবে নিখুত ও তুটিহীন তার উদাত্ত সাক্ষ্য দিচ্ছে এই বিশ্বলোকের 
ছোট বড় প্রত্যেকটি জিনিসই । 


২. এ বিশ্ব-লোক উদ্দেশ্যহীন নয়, যুক্তিহীন কিংবা অযৌক্তিক নয় | বস্তুতঃ এর সৃষ্টিকর্তা একে পুরোপুরি সত্য 
ভিত্তিক ও যুক্তি সংগত করে সৃষ্টি করেছেন | এ বিশ্ব-লোক একটা অর্থহীন, উদ্দেশ্যহীন তামাশা- একেবারে 
নিরর্থকভাবেই এ শুরু হয়েছে এবং সম্পৃণ অর্থহীনভাবেই এ চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে- এ ভুল ধারণায় যেন 
তোমরা নিমজ্জিত না হও । 

৩. আল্লাহতা'আলা যে অতীব উত্তম আকার-আকৃতিতে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পর 
যেভাবে কুফর ও ঈমান এ দুটির কোন একটি গ্রহণের ইখতিয়ার তোমাদের দেয়া হয়েছে, এ কোন নিক্ষল ও 
তাৎপর্যহীন কাজ নয় । এ এমন ব্যাপার নয় যে, তোমরা কুফর গ্রহণ কর কিংবা ঈমান গ্রহণ কর, উভয় অবস্থায় 
তার কোন পরিণতি বা ফলশ্রুতি দেখা যাবে না | এরূপ মনে করা যুলতঃই বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয় | এরূপ 
করে আসলে আল্লাহতা'আলা দেখতে চান, আল্লাহর দেয়া এ ইখতিয়ার- এ বাছাই ও গ্রহণ-অধিকারকে তোমরা 
কিভাবে ব্যবহার করছো | 


৫5555255559 


(3৩৩৩৩৩৩৩৩৩5: 
|) 


CNC CAT Tn TASC LTC ACOA 


COCOA DTD TASCA AL 


= 
সে 


সু 


হু 


৬ 


৯ 


৬৪ সূরা তাগাবুন ৬১ পারা ২৮ 
নিও CES EE EE EE 
গু 


৪. তোমরা, মানুষেরা- দায়িত্বহীন নও, জবাবদিহির বাধ্যবাধকতা হতে মুক্ত নও 1 শেষ পর্যন্ত তোমাদেরকে f 
তোমাদের মহান স্ষ্টার নিকটই ফিরে যেতে হবে | তোমাদের অবশ্য সেই মহান সত্তার সম্মুখীন হতে হবে যিনি রি 
বিশ্বলোকের সব কিছু সম্পর্কে পুংখানুপুংখরূপে অবহিত, যার নিকট তোমাদের কোন কিছুই গুপ্ত বা প্রচ্ছন্ন নয়, | 
তাঁর নিকট মানব মনের প্রচ্ছন্ন খেয়াল-অন্তর্নিহিত চিন্তা ও ধারণার সব কিছুই প্রকট সমূজ্বল । 


DTD) 


STS Te ean Ce LL LALLA ANC CSAC OTT Ce TDD DDT DDD EDS 


বিশ্বলোক ও মানুষ সম্পর্কিত মহা সত্য পর্যায়ে এ চারটি মৌলিক কথা বলার পর কথার মোড় ঘুরে গেছে 
সেই লোকদের প্রতি যারা কৃফর-এর পথ অবলম্বন করেছে | ইতিহাসের পটভূমির দিকে তাদের দৃষ্টি আকর্ষণ 
করা হয়েছে | এ পটভূমিতে মানুষের ইতিহাসে ক্রমাগত লক্ষ্য করা গেছে যে, জাতির পর জাতি মাথা চাড়া দিয়ে 
ওঠে এবং শেষ পর্যন্ত নিঃশেষে ধ্বংস হয়ে যায় । মানুষ নিজেদের বিবেক-বুদ্ধির সাহায্যে এ পটভূমির বহু শত 
ব্যাখ্যা-বিশ্রেষণ করতে চেষ্টা করে, কিন্তু কোনটিই যথার্থ হয় না | আল্লাহতা’আলাই নিগুঢ় সত্য উদঘাটিত করে 
দিয়েছেন এবং বলেছেনঃ দুনিয়ায় জাতিসমূহের উথান ও পতনের এবং ধ্বংস হয়ে যাওয়ার মৌল কারণ মাত্র 
দু'টি- একটি হ'ল এই 'যে, আল্লাহতা'আলা মানুষের হেদায়াতের উদ্দেশ্যে যেসব নবী ও রসূল পাঠিয়েছিলেন, 
মানুষ তাঁদের কথা মেনে নিতে অস্বীকার করেছে | এর ফল এ দেখা দিয়েছে যে, আল্লাহতা”আলাও তাদেরকে 
তাদের অবস্থার ওপরই ছেড়ে দিয়েছেন | আর তারা নিজেরা সম্পূর্ণ নিজস্বতাবে নিত্য নতুন দার্শনিক মত রচনা 
করে একটি বিভ্রান্তি হ'তে আর একটি চরম বিভ্রান্তির দিকে উত্তরণ করেছে ও চূড়ান্ত ত্রান্তিতে নিমজ্জিত হয়ে 
রয়েছে ৷ আর দ্বিতীয় কারণ এই যে, এ লোকেরা পরকাল বিশ্বাসকেও প্রত্যাখ্যান করেছে । তারা নিজেদের মতে 
চূড়ান্তভাবে মনে করে নিয়েছে যে, এ দুনিয়া এরং এ দুনিয়ার জীবনই সবকিছু | এর পর অপর কোন জগত নেই, 
নেই পরবর্তী কোন জীবন যেখানে মানুষকে খোদার সামনে নিজেদের জন্যে কোন জবাবদিহি করতে হতে পারে । 
পরকাল-অস্বীকৃতির এ 'কারণটি' তাদের গোটা জীবন-চরিত ও আচার-স্বভাবকে সম্পূর্ণ বিকৃত করে দিয়েছে । 
তাদের জঘন্য চরিত্র ও স্বভাবের ক্লেদ ও পংকিলতা এতই মারাত্মক হয়ে দেখা দিয়েছে যে, শেষ পর্যন্ত খোদার 
আযাব এসেই তাদের অস্তিত্ব হ'তে দুনিয়াকে মুক্ত ও পবিত্র করেছে । 


52552৯2525855585852555255858 


মানব ইতিহাসের এ দু'টি শিক্ষাপ্রদ মহাসত্য বিবৃত করার পর সত্য দীন অমান্যকারীদেরকে এ বলে আহবান 
দেয়া হয়েছে যে, তাদের সচেতন হওয়া উচিত | তারা যদি অতীত কালের ছ্বীন-অমান্যকারীদের অনুরূপ পরিণতির 
সন্মুখীন হতে ইচ্ছুক না হয়, তাহলে আল্লাহ, তীর রসূল এবং কুরআন মজীদরূপে খোদার নাযিল করা 
হেদায়াতের প্রতি ঈমান আনা তাদের একান্তই কর্তব্য । সে সংগে লোকদেরকে সতর্ক করে দেয়া হয়েছে এই বলে 
যে, শেষ পর্যন্ত সে দিনটি অবশ্যই আসবে যে দিন সর্বকালের সমস্ত মানুষকে এক স্থানে একত্রিত করা হবে | 
তখন তোমাদের প্রত্যেকের 'ধোঁকাবাজি’ সকলের সম্মুখে উদৃঘাটিত ও সম্প্রকাশিত হয়ে পড়বে । অতঃপর সমস্ত 
মানুষের ভাগ্যের চুড়ান্ত ফায়সালা চিরকালের তরে করা হবে এ ভিত্তির উপর যে কোন লোক ঈমান ও নেক 
আমলের পথ অবলম্বন করেছিল, আর কোন লোক কুফর ও সত্য অমান্য করার পথে চলেছিল ৷ প্রথম পর্যায়ের 
লোক চিরন্তন জান্নাত লাভের অধিকারী হবে । আর দ্বিতীয় পর্যায়ের লোকদের জন্যে চিরকালের জন্য জাহান্নাম 
লিখে দেয়া হবে । 


এর পর ঈমানের পথ অবলহ্বনকারী লোকদেরকে সম্বোধন করে কতিপয় অতীব গুরুত্বপূর্ণ হেদায়াত দেয়া 
হয়েছে ! হেদায়াতগুলো এই £ 

১. দুনিয়ায় যে বিপদই আসে তা আল্লাহর অনুমতিক্রমেই আসে | এরূপ অবস্থায় যে ব্যক্তি ঈমানের উপর 
অবিচল হয়ে থাকবে, আল্লাহতা'আলা তার দিলকে হেদায়াত দান করেন। নতুবা ঘাবড়ে গিয়ে কিংবা হতাশাগ্রস্ত 
হয়ে যে ব্যক্তি ঈমানের পথ হতে বিচ্যুত হবে, তার বিপদ আল্লাহর অনুমতি ছাড়া দূর তো হতে পারেনা, অবশ্য সে 


১৩455255555 


সস 
শি 


৬ 
{ 


হ্‌ 
| } 

nh 
Al 
A 


[থে 
টক হত তৃতৃতুততৃতহহৃ2 


৬৪ সুরা তাগাবুন টু ৬২ পারা ২৮ 
SSS SS 
এরূপ করে অপর একটি অতি বড় বিপদ ডেকে আনে | আর সে বিপদ হ'ল- তার দিল আল্লাহর হেদায়াত হ'তে মী 
বঞ্চিত হয়ে যায়। 


২. মু'মিন ব্যক্তির কাজ কেবল ঈমান আনাই নয়, ঈমান আনার পর কার্যতঃ আল্লাহ্‌ এবং তীর রসূলের 
আনুগত্য-অনুসরণ করা তার একান্তই কর্তব্য । আনুগত্য স্বীকার ও বাস্তব অনুসরণ এড়িয়ে গেলে যে ক্ষতির 
সম্মুখীন হ'তে হবে, সে জন্যে সে নিজেই দায়ী হবে | কেননা রসূলে করীম (সঃ) তো প্রকৃত ও সত্য দ্বীন পৌছে 
দিয়ে দায়িত্ব মুক্ত হয়ে গিয়েছেন । 

৩. মুমিনের ভরসা ও নির্ভরতা নিজের শক্তি-সামথ বা দুনিয়ার কোন শক্তির ওপর থাকে না | মু'মিনকে 
ভরসা ও নির্ভর করতে হবে কেবল এক আল্লাহর ওপর । 


৪. মুমিন ব্যক্তির জন্যে তার ধন-মাল এবং বংশ-পরিবার একটা বহু বড় পরীক্ষার ব্যাপার | কেননা 
সাধারণতঃ এসব জিনিজের মায়ায় পড়েই মানুষ ঈমান ও খোদানুগত্যের পথ হতে বিরত থাকে ও বিপরীত পথে 
চলতে বাধ্য হয় । এ কারণে ঈমানদার লোকদের কর্তব্য নিজের নিজের পরিবারবর্গ সম্পর্কে বিশেষ সতর্কতা 
অবলম্বন করা, যেন কোন আপনজন তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খোদার পথ হতে বিভ্রান্ত করতে না পারে । 
তাদের ধনমাল খোদার পথে ব্যয় করতে থাকা কর্তব্য, যেন তাদের মন অর্থ পূজার কঠিন রোগে নিমজ্জিত হ'তে 
না পারে ও তা হ'তে সুরক্ষিত থাকতে পারে ৷ 

৫. প্রত্যেকটি মানুষ তার সামর্থানুযায়ী শরীয়াত পালনের জন্য দায়িত্বশীল | মানুষ নিজের শক্তি-সামর্থের 
বাইরে কাজ করবে, তা আল্লাহতা'আলা চান না | অবশ্য প্রত্যেককে নিজের শক্তি-সামর্থ অনুপাতে খোদাকে ভয় 
করে চলতে হবে। সে জন্যে প্রত্যেককে প্রাণ-পণে চেষ্টাও করতে হবে । যতদূর সম্ভব খোদাকে ভয় করেই 
জীবন-যাপন করা তার কর্তব্য । এ ব্যাপারে এক বিন্দু টি করা উচিত নয় | তার কথা বলা, কাজ-কর্ম করা ও 
নৈতিক ভূমিকা পালনে নিজের তুটির কারণে খোদা নির্ধারিত সীমা যেন লংঘিত না হয়- সে ব্যাপারে সতর্ক 
থাকতে হবে । 


SS 


AS AAAS ANA SLES A SY LT DDT DD DDD TDA CET A CENCE RA TD TN a TN Ta DST NTT TaD TD Pa 


fan 


mg 


১252৩ 


DDD TD 


DDD 


2 


DDD 


DTD 


৩৩৩৫৩225252 


১২৬২ 


২০১২৩ 


৫৯ 


ৰ 


CSAS 


১) 


৯৮৫ 


টা 
রর 
A) 


2১ 


€৫. ৮৫1৫5 ১৪৮ 25 


Kk ৫২ ৩৩১৩০ 95০ ই ০৯৭ (৩) 2 ৃ 
রী দুই রুকু ৮. মাদানী তাগাবুন সূরা (৬৪) _ আঠার তার আয়াত” 
৮৮৮০৮১6120১ 
2১৯91৩৯৮১০৯ 
শা 
অত্যন্ত 


মেহেরবাণ অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু) 


৭ 4 


স্থুল 


১৮১৯১১৯৮ 


জিনিস যাহা পৃথিবীর বুকে রহিয়াছে । বাদশাহী তীহারই এবং তা'রীফ-প্রশংসাও তাঁহারই জন্য । আর তিনি 
প্রত্যেকটি জিনিসের ওপর শক্তির অধিকারী১। 


২. তিনিই তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন । অতঃপর তোমাদের মধ্যে কেহ কাফের ও কেহ মুমিন । আর আল্লাহ্‌ 
সেই সব কিছুই দেখেন যাহা তোমরা করিয়া থাক । 


৩. তিনি পৃথিবী ও আকাশমন্ডলকে সত্যতার ভিত্তিতে সৃষ্টি করিয়াছেন, আর তোমাদের আকার- : 
বানাইয়াছেন এবং অতীব উত্তম বানাইয়াছেন ! শেষ পর্যন্ত তোমাদিগকে তাঁহারই দিকে প্রত্যাবর্তিত হইতে হইবে । 


: 
ৰ 


সি 


২৩৩৩৬৫৩০৩৩৩ 


৬৪ সূরা তাগাবুন ৬৪. পারা ২৮ 
EE oe NCS. Une UTE রানির পারি রিয়া হানার EEN EERE ERLE 


754৩০০০৩০৩১ রহ ১০০১ 
A 


1৩১৯৮ ও তত 2 আতা ৮9 ও 5 2 L 
hh 


তোমরা গোপন যা তিনিজানেন ও আকাশ জগতের মধ্যে যা তিনি জানেন 


EXC 282% 52 7 ৮৫ 22৫ 
৮1০ 4১০৩০ ৩৪ EE Ul ১১৬৯৪ 5 
নাই কি অন্তরসমূহের অবস্থা সম্পর্কে টি আল্লাহ ১০১ তোমরা প্রকাশ কর যা |: 
CANA LNA 2,324, 2 3304 25 রি LA? 
| 3 ৪ 1 F ‘ ত 9 
Us tls Osos LA এতে চি SL 
কুফল তারা স্বাদ অতঃপর ইতিপূর্বে কুফরি করেছিল যারা খবর জনি? 
নিয়েছে সে [| 
১৮০০৮ 44 AY 2৮ 2 
৯৯ ৬। > 
০55. ১ ১০১১ ৩ সি ele ৮০৮ 
যে এ জন্যে এটা যন্ত্রণাদায়ক আযাব তাদের জন্যে এবং তাদের কাছের 
/ 


a 


ধা. পর ৩৪ 5৫ EAA রব ৰ [বা 234225 2 2 ৩৪ ৫ r 

1৬১৩৪ ৮৮193 ৩০৩০ 2) 3১50 y 

| আমাদেরকে পথ মানুষই কি তারা অতঃপর স্পষ্ট নিদর্শনাদিসহ তাদের রসূলগণ পর লহ পদ |, 

দেখাবে | বলেছিল / 
2 পপ. 54 242, 5 4 7/7 il 

৮ | ১৮০ (8৬০০৭ 515৮ 2 চা 

পরোয়াহীন আল্লাহ এবং আল্লাহ বেপরোয়া হলেন ও তারা মুখ ও তারা কুফরি এভাবে | 

ফিরাল করল d 

52৮5৫ 5৮ 2৫ ৫৩ হি পপ পার্ট 5৮10 

চা 22 তা ৩:১১ (৮৮১ ও ৬৯৯ 

৮15 কক্ষণনা যে কুফরি করেছে যারা দাবী করে টা 

৪. পৃথিবী ও আকাশমন্ভলের প্রত্যেকটি বিষয়ে তিনি জানেন । তোমরা যাহা কিছু গোপন কর, আর যাহা কিছু | 


প্রকাশ কর২ তাহা সবই তিনি জানেন । তিনি দিলসমূহের অবস্থাও জানেন । 

৫. ইতিপূর্বে যাহারা কুফর করিয়াছে এবং তাহার পর নিজেদের কৃকর্মের স্বাদ আস্বাদন করিয়াছে, তাহাদের কোন 

খবর তোমাদের নিকট কি পৌছে নাই?.... তাহাদের জন্য সামনের দিকেও যন্ত্রণাদায়ক আযাব রহিয়াছে । 

ঢু ৬. তাহারা এইরূপ পরিণতির সম্মুখীন এই জন্য হইয়াছে যে, তাহাদের নিকট তাহাদের নবী-রসূলগণ সুস্পষ্ট ও 
উজ্জ্বল নিদর্শনসমূহ লইয়া আসিতেছিল; কিন্তু তাহারা বলিয়াছে, "মানুষ আমাদিগকে হেদায়াত দিবে নাকি? 
এইভাবে তাহারা মানিয়া লইতে অস্বীকার করে এবং মুখ ফিরাইয়া লয় । তখন আল্লাহও তাহাদের ব্যাপারে বে- 
পরোয়া হইয়া গেলেন ৷ আর আল্লাহ তো স্বতঃই পরোয়াহীন ও স্বীয় সন্তায় সুপ্রশংসিত । 

(| ৭. অমান্যকারীরা ধৃষ্টতা সহকারে বলিল, মৃত্যুর পর কখনই তাহাদিগকে পুনরায় উঠানো হইবে না৷ । 


২1 দ্বিতীয় প্রকার অনুবাদ এও হতে পারে যে- “তোমরা গোপনে যা-কিছু কর এবং প্রকাশ্যে যা কিছু কর ৷” 


05525527555: 


হু কক্স 


০৩৩ 


হু 


০৩ 


৯২০০৩ 


আন 
তারি 6৩ রে পর্ণ এটি পারি 2) PY 
০) ৬৯৯ ১৮৬৩ রী dl) 
Ea Pd 
যা এ্রবং আমর! নাযিল 
যেদিন খুব অবহিত তোমরা কাজ কিছু আল্লাহ ছি 


2৩৫ A 1 24239 
A) 


১ 
তোর 
সেই 


2046 
৬৩, AY 


হার-জিতের দিন 


চি 25 


তাহাদিগকে বলঃ না, আমার খোদার শপথ, তোমাদিগকে অবশ্যই পুনরুধিত করা হইবেও । 


পরে তোমাদিগকে অবশ্যই জানাইয়া দেওয়া হইবে তোমরা (দুনিয়ায়) কি কি করিয়াছ । আর এইরূপ করা 
আল্লাহর পক্ষে খুবই সহজ । 


৮. অতএব ঈমান আন আল্লাহর প্রতি, তাহার রসূলের প্রতি এবং সেই নূরের প্রতি যাহা আমরা নাযিল করিয়াছিঃ । 
যাহা তোমরা কর, আল্লাহ্‌ সে বিষয়ে পুরোপুরি অবহিত | 


৯. (এই বিষয়ে তোমরা টের পাইবে) যখন একত্রিত হওয়ার দিন তিনি তোমাদের সকলকে একত্রিত করিবেন৫ | 
সেই দিনটি হইবে তোমাদের পরস্পরের হার-জিতের দিন | 


এখানে এ প্রশ্ন ওঠে,- একজন পরকাল অবিশ্বাসীকে আপনি পরকালের সংবাদ কসম বেয়ে দিন বা কসম না ধেয়ে দিল- তাতে কি পার্থক্য আসে 
যার? যখন লে এ জিনিস মানে না, হখন আপনি শপথ করে তাকে বলছেন বলে সে কেমন করে তা মেনে নেবে? এর উত্তর হচ্ছে- রসূলু্লাহ্‌ (সঃ) 
যাদের সঙ্বোধন করছিগেন, তারা ছিল সেই সব লোক যারা নিজেদের ব্যক্তিত জ্ঞান ও অভিজ্ঞতার তিভিতে এ কথা ভালভাবে জানতো যে, তিনি 
সারা জীবনে কখনো মিথ্যা বলেননি, সৃতরাং তারা মূখে তার বিরুদ্ধে যতই মিথ্যা অপবাদ রচনা করতে থাকুক না কেন, নিজেদের অন্তরের মধ্যে 
তারা ধারণাই করতে পারতো না যে- এরূপ সাচ্চা মানুষ কখনো ধোদার শপথ করে এমন কথা বলতে পারে, যার সত্য হওয়া সম্পর্কে তীর জ্ঞান 
ও দৃঢ় প্রভায় না থাকে। 


এখানে পূর্বাপর প্রসংা থেকে স্বতঃই একথা বোঝা যায় বে, “নূরের প্রতি যাহা আমরা নাফিল করিয়াছি’ এর অর্থ কুরআন | আলোক (নুর) যেরূপ 
নিজেই প্রকাশ পান ও চারি পাশের সমস্ত জিনিসকে প্রকাশিত করে দেয় যা পূর্বে অন্ধকারের মধ্যে লুকায়িত ছিল, সেইরূপ কুরআন এমন একটি 
প্রদীপ যার সত্যতা স্বতঃই প্রকট; এবং তার আলোকে মানুষ সে সমস্ত সমস্যার প্রত্যেকটি বুঝতে ও সমাধান করতে পারে, যা বোঝার পক্ষে তার 
নিজের জ্ঞানের উপায় উপকরণ ও বুদ্ধি ঘথেষ্ট নর । { 


“ইজতেমার (একত্রীকরণ) দিন'-এর অর্থ- কিয়ামত । এবং সকলের একত্র করার অর্থ- সৃষ্টির আদি থেকে কিয়ামত পর্যন্ত দুনিয়ার যত মানুষ পয়দা 
হয়েছে তাদের সকলকে একই সমরে পুনরন্জ্জীবিত ক'রে একত্রিত কর! । 

অর্থাৎ আসল হার-জিত কিয়ামতের দিন হবে । সেবানে গিয়ে ডানা যাবে প্রকৃতপক্ষে কে ক্ষত্যিস্ত ও কে লাভবান হয়েছে; প্রকৃতপক্ষে কে 
প্রতারিত হয়েছে ও কে বুদ্ধিমান ছিল, প্রকৃত পক্ষে কে নিজের সমস্ত জীবনের পুজি এক মিথ্যা কারবারে লাগিয়ে নিঙ্জেকে সর্বস্বান্ত করে দিয়েছে 
এবং কে নিজের শক্তি, সামর্থ, চেষ্টা, সময় ও সম্পদকে লাভজনক ব্যবসায়ে নিয়োগ করে সমস্ত মুনাফা লুটে নিরেছে- ছা প্রথম ব্যক্তিও অর্জন 
করতে পারতে যদি সে দুনিয়ার হকীকত (প্রকৃত তত্ব) বোঝার ক্ষেত্রে প্রতারিত না হ'ত । 


বউ 


এ SEE NE EI a 


এপ a “a Van ATA 


না 


‘ 


৬ 


7 
৩৯ ৬:৬৮ 
চিরকাল তার মধ্যে বসবাসকারী 
স্থায়ী 


০৯ পৃ পোর্ট 


১১ 


দি 


/ 
9b 


. যে লোক আল্লাহর প্রতি ঈমান আনিয়াছে ও নেক 
আমল করে, আল্লাহ তাহার গুনাহ ঝাড়িয়া ফেলিবেন এবং তাহাকে এমন সব জান্নাতে প্রবেশ করাইবেন, যে 


সবের নীচদেশে ঝর্ণা ধারা সদা প্রবহমান থাকিবে । এই লোকেরা চিরকাল উহাতে থাকিবে | ইহাই বড় সাফল্য । 


১০. আর যেসব লোক কুফর করিয়াছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করিয়াছে দোযখের 
অধিবাসী হইবে । উহাতে তাহারা চিরকাল থাকিবে । আর উহা নিকৃষ্টতম প্রত্যাবর্তনের স্থান । Mi 


ক্ুকুঃ২ 


১১. কোন বিপদ কখনও আসে না, কিন্তু আসে আল্লাহর অনুমতিক্রমেই | যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে 
আল্লাহ তাহার দিলকে হেদায়াত দান করেন | আর আল্লাহ্‌ সব কিছু জানেন | 


৬২4৩ A aN Ts 


aa RATA NA aT Aa Nao aA Na Naa aaa vu a a Na ava ta Ta At পাপা ৯ পা আপা অপ a aa an aaa AnD 


১, 


ICANN 27> TTD TTD Tomy 
PACED Pd / 
w S22 
ও ০0৯০১) | 22 
তোমরা ফিরে যাও যদি অতঃপর “রসূলের আনুগত্যকর ও আল্লাহর তোমরাআনুগত্য এবং 
কর 


০ |] 2 32 21128 ১2৮ > 7 
LYS Mocs MS Gs ৩৪৪ 


A 
ছাড়া ইলাহ নেই আল্লাহ না এরি মূলতঃ 


২ রং 


BS 
ভি 
ও) 
C\ 
t 

tং 
2 
৪ 
8 
২ 
৬৬১ 
i 
৯১ 


SEN 
b 
A 
২ 
৬ 
৩ 
৬৮৬ ৬ 
সিসি 
৬৬ * 
৩৬ 
৬৬ 
৬. 
১০৬৬ 
€ ৬ 
নর 
৪ 
ডু 
«৯ 
১ 
Ke 
- 


22, বে Fd 2০৮ ০4 / 2 ০০ 5 323 2372 ৩ ৰু ১ 
1১১৯ 5 1 5192০ ০১ 5 ০৯১১৩ 
তোমরামাফ এবং তোমরাঙপেক্ষাকর ও তোমরামার্জণা যদি এবং তাদের সতর্ক থেকে অতএব জন্যে 
কর হও তোমাদের 
96১012541৮৬ Cr 


(9) 
£ 
Ks 
৬৮ 
+ 
£ 
Ce 
২০২ 


১২. আল্লাহর আনুগত্য কর, রসূলের অনুসরণ কর । কিন্তু এই আনুগত্য ও অনুসরণ হইতে যদি তোমরা মুখ 
ফিরাইয়া লও, তাহা হইলে সুস্পষ্ট সত্য পৌছাইয়া দেওয়া ছাড়া আমাদের রসুলের ওপর অন্য কোন দায়িত্ব নাই | 


১৩. আল্লাহ্‌ তো তিনিই যিনি ছাড়া কেহই খোদা নয় | অতএব ঈমানদার লোকদের কর্তব্য একমাত্র আল্লাহরই 
উপর ভরসা রাখা । | 
১৪. হে ঈমানদার লোকেরা, তোমাদের স্ত্রীগণ ও তোমাদের সন্তান-সন্ভৃতিদের মধ্যে কতিপয় তোমাদের শত্ু | 
তাহাদের ব্যাপারে সতর্ক থাকিবে | আর তোমরা যদি ক্ষমা ও সহনশীলতার ব্যবহার কর ও ক্ষমা করিয়া দাও, 
তাহা হইলে আল্লাহ অতীব ক্ষমাশীল ও নিরতিশয় দয়াবান” । 


৭1 অর্থাৎ 'থোদায়ী'র সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহতা*আালারই হাতে | তোমার ভাগ্যকে সৌভাগ্য বা দুর্ভাগ্য বানাবার আদৌ কোন ক্ষমতা অন্য 
কারুর নেই | সুসময় আসতে পারে, তিনিই যদি তা নিয়ে আসেন, দৃঃসমর কাটতে পারে, তিনিই যদি তা কাটিয়ে দেন । সুতরাং অকপট অন্তরে 
ঘে-ব্যক্তি আল্লাহকে একমাত্ৰ উপাস্য প্রভু বলে মান্য করে, তার জন্যে এ ছাড়া কোন গত্যন্তর নেই যে, সে আল্লাহর উপর নির্ভর করে পৃথিবীতে 
একজন মুমিনের ন্যার এই দৃ বিশ্বাসের সাথে নিজের কর্তব্য সম্পন্ন করে যাবে যে- সর্বাবস্থায় কল্যাণ মাত্র সেই পথেই আছে বে পথ 
আল্লাহতা*আল! প্রদর্শন করেছেন । 


৮ অর্থাৎ পার্থিব সব্বন্ধের দিক দিয়ে যদিও এরা তারাই যাৱা মানুষের কাছে প্রিয়তম, কিন্তু ধর্মের দিক দিশে এরা তোমাদের শত ৷ এ শতুতা এ 
হিসেবে হতে পারে যে ভারা তোমাদেরকে সৎ ও পুণ্য কাজে বাধা দেয়, ও অসৎকাজের দিকে আকৃষ্ট করে, বা এ হিসেবে হতে পারে যে- ভারা 
তোমাদের ঈমান থেকে ক্রোধ করে ও কৃফরীর দিকে আকর্ষণ করে, বা এই হিসেবে হতে পারে বে- তাদের সহানুভূতি কাফেরদের প্রতি থাকে। 
মাই হোক- এসব এমন ব্যাপার যার প্রতি তোমাদের সতর্ক থাকা আবশ্যক 1 এবং এদের ভালবাসায় আবদ্ধ হয়ে নিজের পরিণাম বিনষ্ট করা উচিত 
নয় । কিন্তু এর অর্থ এই নয় যে- তোমরা তাদেরকে শন্ু জ্ঞান করে তাদের সংগে কঠোর ব্যবহার করতে থাকবে; বরং এর মর্ম মাত্র এই যে- 
যদি তাদের সংশোধন করতে লা পারো তবে অন্ততঃপক্ষে নিজেদেরকে অরষ্টতা থেকে বাঁচিয়ে রাখো । 


৩2:52:০2 


০১০৩১১৯৯৯১১ 


/ BEA. GAA Hd 9৮5৮৫ 2 / 
5 ৮০৩০৬ ESSN 2 5151 ১) 
পরীক্ষা তোমাদের সন্তান ও তোমাদের মানগুলো মূলতঃ 
সন্ততিরা 


রি 

\) 527 

যতটা আল্লাহকে তোমরা ভয় অতএব বড় 
ক্র 


528 15215 £ 


65),৮ রি 


টি 
প্রতিফল 


শষ 


€ ঠ2পার্ 2 £2.27) CTA A রণ ১20) ৮95৮ 5১৮৫ 
Or) ] সপ 2 9 তঞি fo 5 ১ 08 
রা. যা জাৰা তন, 8. আপুর ধৈর্যশীল গুণগ্ৰাহী 


এ 


১৫. তোমাদের ধন মাল ও তোমাদের সন্তান-সন্ততি তো একটা পরীক্ষা বিশেষ | আর আল্লাহই এমন সত্তা 
যাঁহার নিকট বড় প্রতিফল রহিয়াছে । | 

১৬. কাজেই তোমাদের মধ্যে যতটা সম্ভব হয় আল্লাহকে ভয় করিতে থাক | আর শুন ও অনুসরণ কর এবং 
নিজের ধন-মাল ব্যয় কর, ইহা তোমাদের জন্যই কল্যাণকর | যে লোক স্বীয় মনের সংকীর্ণতা হইতে রক্ষা 
পাইয়া গেল, শুধু সে-ই কল্যাণ ও সাফল্য-প্রাপ্ত হইবে । 

১৭. তোমরা যদি আল্লাহকে কর্যে হাসানা দাও, তবে তিনিই তোমাদিগকে কয়েক গুণ বৃদ্ধি করিয়া দিবেন । 
এবং তোমাদের অপরাধসমূহ মা’ফ করিয়া দিবেন । আল্লাহ্‌ বড়ই মূল্য দানকারী ও অতীব ধৈর্যশীল । 


ৃ 


৩০০৩০৬০২০৩১০০০০ 


"৯১ 


এ সূরার নাম আত্-তালাক | কেবল নামই নয়, এর বিষয়বস্তুর শিরোনামও তালাক | কেননা এতে তালাক 
সংক্রান্ত বিধি-বিধান সন্নিবেশিত হয়েছে । হযরত আবদুল্লাহ্‌ ইবৃনে মস'উদ (রাঃ) একে "সংক্ষিপ্ত সূরা নিসা” নাম 
দিয়েছেন। 


৯ ৯৯৯ 


নাযিল হওয়ার সময়-কাল 


হযরত আবদুল্লাহ্‌ ইব্নে মস'উদ (রাঃ) স্পষ্ট ভাষায় বলেছেন, সুরায় আলোচিত বিষয়াদির আত্যন্তরীণ সাক্ষ্য 
হতেও প্রমাণিত হয় যে, এ সূরাটি অবশ্যই সূরা বাকারা'র তালাক সংক্রান্ত আইন-বিধান সম্বলিত প্রথম নাযিল 
হওয়া আয়াতসমূহের পর নাযিল হয়েছে । যদিও নাযিল হওয়ার নির্দিষ্ট সময়কাল ঠিক করা সহজ নয় ; কিন্তু 
হাদীসের বর্ণনাসমৃহ হতে এতটা কথা অবশ্যই জানা যায় যে, সূরা বাকারায় দেয়া আইন-বিধানসমূহ বুঝবার 
ব্যাপারে লোকেরা যখন ভুল করতে লাগলো এবং কার্যতঃও তাদের ভূল-ত্রান্তি দেখা যেতে লাগলো, তখনো 
আল্লাহতা'আলা তাদের সংশোধনের জন্যে এ হেদায়াতসমূহ নাযিল করেছিলেন । 


বা 


বিষয়বস্তু ও মূল বক্তব্য 


তালাক ও ইদ্দত সম্পর্কে ইতিপূর্বে কুরআন মজীদের যেসব আয়াতে হেদায়াত দেয়া হয়েছে, এ সূরার বিধি- 
বিধানসমূহ অনুধাবন করার জন্যে সে সব হেদায়াত নৃতন করে স্বরণ করে নেয়া আবশ্যক | মোটামুটিভাবে তা 
এইঃ (দান 5৮৪৭1) USL Ebina  YLAL ৮০১৮ ৩১৬০ 

-'তালাক দুইবার । অতঃপর হয় সোজাসুজিভাবে স্ত্রীকে ফিরাইয়া রাখিতে হইবে, নতুবা ভালোভাবে বিদায় 
করিয়া দিতে হইবে |” (আল-বাকারা £ ২২৯) 

-'আর তালাকপ্রাপ্ত স্ত্রীলোকেরা (তালাক পাওয়ার পর) তিন হায়েয পর্যন্ত নিজদিগকে ফিরাইয়া রাখিবে 
আর তাদের স্বামী এই সময়কালে তাহাদিগকে (নিজেদের স্ত্রীত্বেঠ ফিরাইয়া নেওয়ার অধিকারী-যদি তাহারা 
সংশোধনের জন্য ইচ্ছুক ও প্রস্তুত হয় |” (আল-বাকারা £ ২২৮) 

“পরে সে যদি তাহাকে (তৃতীয় বার) তালাক দেয়, তাহা হইলে অতঃপর সে তাহার জন্য হালাল হইবে না, 
যতক্ষণ না সেই স্ত্রী লোকটি অন্য কাহাকেও বিবাহ করে |” (আল-বাকারা £ ২৩০) 

-প্তোমরা যখন মুমিন স্ত্রীলোকদের বিবাহ কর, পরে তাহাদিগকে স্পর্শ করার পূর্বেই তালাক দিয়া দাও!’ 
তাহা হইলে তোমাদের জন্য তাহাদের কোন ইদ্দত পালন করা কর্তব্য নয় যাহ! পূরণ হওয়ার তোমরা দাবী 
করিতে পার |” (আল্-আহ্যাব £ ৪৯) 

-"তোমাদের মধ্যে যাহারা মরিয়া যায় এবং স্ত্রীদের রাখিয়া যায়, এই স্ত্রীরা চার মাস দশ দিন পর্যন্ত 
নিজদিগকে ফিরাইয়া রাখিবে |” (আল-বাকারা £ ২৩৪) 

এই সব আয়াতে যে সকল নিয়ম-বিধান নির্দিষ্ট করে দেয়া হয়েছে, তা ছিল এই £ 

১. একজন স্বামী তার স্ত্রীকে বেশীর পক্ষে তিনটি তালাক দিতে পারে । 


AS 


৬৫ সূরা আত তালাক ৭০ পারা ২৮ 
তু 

২. এক বা দু’ তালাক দেয়া হলে ইদ্দতের মধ্যেই স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে | ইদ্দত অতিক্রান্ত হয়ে 
যাবার পর সেই স্বামী-স্ত্রী পুনঃবিবাহ করতে চাইলে করতে পারে, সেজন্যে তাহ্লীল-স্ত্ীর অন্য স্বামী গ্রহণের 
শর্ত নেই । কিন্তু স্বামী যদি স্ত্রীকে তিন তালাক দেয় তাহলে ইদ্দতের মধ্যে স্ত্রীকে ফিরিয়ে নেয়ার অধিকার থাকে 
না, আর তারা পুনরায় বিবাহ করতে পারে না যতক্ষণ না স্ত্রী অন্য একজন পুরুষকে বিবাহ করবে ও সে নিজ 
ইচ্ছায় তাকে তালাক না দিবে (কিংবা সে মরে যাবে) । 

৩. স্বামী-সংগম গ্রহণকারী স্ত্রী-যার হায়য হয়-তার ইদ্দত হ'ল, তালাক দেয়ার পর তিন হায়য-কাল | এক 
তালাক বা দু'তালাক হলে এ ইদ্দতের অর্থ হবে-স্ত্রীটি এখন পর্যন্ত সেই পুরুবটির স্ত্রীত্বে রয়েছে এবং ইন্দতের 
মাধ্যমে তাকে ফিরিয়ে নিতে পারে । কিন্তু স্বামী যদি তিন তালাক দিয়ে থাকে, তাহলে এ ইদ্দত স্ত্রীকে ফিরিয়ে 
নেবার সুযোগের জন্যে হবেনা, বরং তা হবে শুধু এই জন্যে যে, তা শেষ হওয়ার পূর্বে স্ত্রীলোকটি অন্য কোন 
ব্যক্তিকে বিবাহ করতে পারে না । 

৪. স্বামীর সঙ্গে সংগম হয়নি এমন স্ত্রীলোক - স্পর্শ করার পূর্বেই স্বামী যে স্ত্রীকে তালাক দিয়েছে-তার 
কোন ইদ্দত নেই | সে ইচ্ছা করলে তালাক পাওয়ার পরই অন্য স্বামী গ্রহণ করতে পারে । 

৫. যে স্ত্রীলোকের স্বামী মরে গেছে, তাকে চার মাস দশ দিনের ইদ্দত পালন করতে হবে । 

এ প্রেক্ষিতে বুঝতে হবে যে, এসব নিয়ম-বিধানের কোন একটিকে বাতিল করার বা তাতে কোনরূপ 
সংশোধনী আনার উদ্দেশ্যে সুরা 'তালাক' নিশ্চয়ই নাযিল হয়নি । বরং এ নাযিল হয়েছে দু'টো উদ্দেশ্য নিয়ে- 

একটা হ'ল এই যে’ স্ত্রীকে তালাক দেয়ার যে ক্ষমতা ও অধিকার স্বামীকে দেয়া হয়েছে তা ব্যবহার ও 
প্রয়োগের জন্যে এমন সুবিবেচনা সম্বলিত সুষ্ঠু পন্থা বলে দিতে হবে যাতে যথা সম্ভব উভয়ের মাঝে পূর্ণরূপে 
বিচ্ছেদ ঘটার মত অবস্থার সৃষ্টি না হয় | আর যদি উভয়ের মাঝে বিচ্ছেদ ঘটেই তা হলে, শেষ পর্যন্ত যেন 
এমনভাবে বিচ্ছেদ ঘটে, যখন পারস্পরিক মিল-মিশ রক্ষার সমস্ত সম্ভাবনা নিঃশেষ হয়ে যাবে ৷ কেননা খোদার 
শরী"য়াতে তালাক দেয়ার সুযোগ রাখা হয়েছে একটা অপরিহার্য ও নিরুপায়ের উপায় রূপে । কোন পথই যখন 
খোলা থাকবে না, তখন যেন এ পথ গ্রহণ করা হয়-এ জন্যে । কেননা একজন পুরুষ ও একজন স্ত্রীলোকের 
মাঝে যে বিবাহ স্থাপিত হয় তা কখনও ভেঙ্গে যাবে, আল্লাহতা'আলা তা কিছুমাত্র পছন্দ করেন না | নবী করীম 
(সঃ) বলেছেন ঃ 

-'আল্লাহতা'আলা তালাকের তুলনায় অধিক ঘৃণ্য কোন জিনিস হালাল করেন নি ।” (আবুদাউদ) 

“সমস্ত হালাল জিনিসের মধ্যে আল্লাহতা’আলার নিকট সর্বাপেক্ষা অধিক ঘৃণ্য জিনিস হল তালাক ।* ( আবু 
দাউদ) 

এর ছ্বিতীয় উদ্দেশ্য হ'ল - সুরা বাকারায় দেয়া আইন-বিধানের পর আরও যেসব বিষয়ের জবাব দেয়া বাকী 
রয়ে গিয়েছিল তা দিয়ে ইসলামের পারিবারিক বিধানকে সম্পূর্ণ করে তোলা | এ পর্যায়ে বলা হয়েছে যেসব স্বামী 
সংগম গ্রহণকারী স্ত্রীর হায়য আসা বন্ধ হয়ে গিয়েছে কিংবা যাদের হায়য হওয়া এখনও শুরু হয় নি, তালাক 
হ'লে তাদের ইদ্দতের মীয়াদ কি হবে | আর যে স্ত্রী গর্ভবতী, তাকে তালাক দেয়া হলে কিংবা তার স্বামী মরে 
গেলে তার ইদ্দতের কি হবে ! এ ছাড়া বিভিন্ন প্রকার তালাক-প্রাপ্ত স্ত্রীলোকদের খোরাক-পোশাক ও বাসস্থান 
সমস্যার সমাধান কিভাবে করা যাবে । আর যেসব সন্তানদের পিতা-মাতা তালাকের কারণে পরস্পর বিচ্ছিন্ন হয়ে 
যাবে, তাদের (এই সন্তানদের ) লালন-পালন ও দুগ্ধ সেবনের কি ব্যবস্থা করা হবে । (এ প্রেক্ষিতেই সূরা তালাক 
পাঠ করা আবশ্যক ) 


জু 


চস 


১৮১৯১১৯১১৯১ 


৯০৫৯ 


১৩ 


১ 


১৩০০০ 


৪৯ 


DD 


৯১০ 


১৯৯ 


হত 


TT ADT DTD TD TTD TTD TD TT TD TTD TAT DT 


ODD 


৯৮৯১১ 


সত 


০৩০০১০০৩০১১ 


টু 


৫5252525225 


সস 


৩০ 


১: 
SSS 


CL 


কুহু 


৬৫ সূরা আত তালাক 1 পারা ২৮ 
8১৯২৯৯৯২১৯২ লিউউ সিএস ২৯৯০১ 


/ 25 নই 


Dn 


৯৮১৯৮৯৯৯৮৯১ 


শে 
Mb) 6১৯৯, (৭০) 
দুই তার রুকু মাদানী তালাক সুরা (৬৫) বার তার আয়াত 


Ookla 


অত্যন্ত মেহেরবান == অশেষ দয়াময় আল্লাহর নামে শুরু 


৬৩৬০ ৪ 


পর 


লু 


৫ -$ 224 EA B32 A 


সর্প ৬৪ A 2 PL 

রর Pr FS রি w AY ॥ 

(৬১৯১ A) ১) ৬১ রে 

তাদের তোমরা তালাক অতঃপর স্ত্রীদের তোমরা তালাক যখন নবী হে 
দাও 


দাও 
A ৮ 1 BA পার্ট তর 2 রর ৫ 
৯ নর ৫ Aw ৯৯ RS 232d CAE 
৯) = 20 18271 ১৩৮৩৩ 1৮৯৯1 2 > 


না তোমাদের রব ১০০০০ 8) ইদ্দত তোমরা গণনা ও তাদের ইদ্দতের জন্য 


2৩৩2522০৩25 


2 রা চরিত TEA 7৫276 রি ৫১৪22 
৬ ৯) bt +” সস্তি ~) >) ৩৪০১০ sD ৩১ ১৯১০ 
যদি তবে তারা বের হবে না এবং তাদের ঘরগুলো থেকে তাদের তোমরা বের করো | 


৫ 


NN এপ 
৩৩৩৩০১০৫৩৩৩ ৩৫২ 


নু 


2233 A232 22 ৪ 2 
b » ৬ 3 টি এ ৬ ৬ ৫ 
4) ১১> ১৩ Bb A > 9 


্ টি কিক পের ৫9৬ 
আল্লাহর সীমাসমূহ এসব ও সুস্পষ্ট অশ্রীলতায় রাযি 
- (অন্য কথা) ৃ 


১. হে নবী ! তোমরা যখন স্ত্রীলোকদিগকে তালাক দিবে, তখন তাহাদিগকে তাহাদের ইদ্দতের জন্য তালাক 
দাও১ । আর ইদ্দুতের সময়-কাল ঠিকভাবে গণনা কর । আর আল্লাহকে ভয় কর যিনি তোমাদের রব২ । (হেঁদ্দত- 
কালে) না তোমরা তাহাদিগকে তাহাদের বসবাস ঘর হইতে বহিষ্কৃত কর, আর না তাহারা নিজেরা বাহির হইয়া 


ADDED ACSC 


১। _ 'ইদ্দতের জন্যে তালাৰু দেয়া'র দুইটি মর্ম হতে, পারে । ধম-হায়েযের অবস্থায় স্ত্রীকে তালাক দিওনা ; বরং এমন সময় তালাক দাও বে সময় 
থেকে তার ‘ইদ্দত’ শুরু হতে পারে । দ্বিতীয়-ইদ্দতের মধ্যে রুল্ছুর (পুনঃগ্রহণের) অবকাশ রেখে তালাক দাও, এক্পপভাবে তালাক দিওনা যার ছারা 
“রুজূ'র অবকাশ-ই-না থাকে । হাদীস-সমূহে এই আদেশের যে ব্যাধ্যা পাওয়া যায় সে অনুসারে তালাকের পদ্ধতি হচ্ছে ₹ হারেষের সময় তালাক 
না দেয়া ; বরং সেই তোহোরে তালাক দেয়া যার মধ্যে স্বামী স্ত্রীর সংগে সংগম করেনি বা সেই অবস্থায় তালাক দেয়া যখন স্ত্রীর গর্ভবতী হওয়া 
ছানা যায়; এবং একই সময় তিন তালাক লা দিয়ে ফেলা ৷ 

২1 জঅধাৎ তালাককে 'খেল_ভামাশা* মনে করোনা, যে তালাকের গুরুত্বপূর্ণ, ব্যাপার ঘটে যাওয়ার পর এটাও স্বরণ রাখা ন! হয় যে-কখন তাদাক 
দেয়া হয়েছিল, কখন ইদ্দত শুরু হ'ল ও কখন তা শেষ হবে । যখন তালাক দেয়া হয়, তখন তার তারিখ ও সময় স্বরণ রাখা আবশ্যক এবং এও 
স্বরণ রাখা দরকার যে কোন্‌ অবস্থায় স্ত্রীকে তালাক দেদা। হয়েছে । 

৩। অর্থাৎ পুরু ক্রোধ বশে স্ত্রীকে যেন ঘর থেকে বের করে না দেয় এবং স্ত্রীও যেন ক্রোধ ভরে গৃহত্যাগ না করে । ইদ্দত শেষ না হওয়া পর্যন্ত ঘর 
তার, সেই ঘরেই উভয়কে থাকতে হবে ; যাতে কোন পার"পরিক আনুকুল্যের অবস্থা যদি সৃষ্টি হয়, তবে তা থেকে বেন ফায়দা উঠানো যায় । 
উতর্ে ধদি এক ঘরে অবস্থান করে তবে তিন মাস বা তিন হায়েয আস! পর্যন্ত বা গর্ভবতী অবস্থায় প্রসব পর্যন্ত সময়ের মধ্যে এ সুবোগ বারবার 


সস 


আসার সম্ভাবনা আছে । | 
৪। অর্থাৎ যদি কুচলন চলে বা ইন্দতের মধ্যে ঝগড়। লড়াই করে ও কুবাক! বলতে থাকে । 
ETERS 222 022 


২০ 


৫৬৩ ৩৩০৩ 


ey 


৮৯২ 


2:১৫ 1 ৮৩ 5 559. পা ৩১:৫৫ পাতা 
০91৮ ৬১১ ৩৩ ৬৬২০৪ AV (১৯) 


(কোন) অবস্থা এর 


যথাবিধি 


করবে তোমরা 
১9 2৬৯৫ পা ৩ তার্ট uw 2:৮5 পার্ট 55. 
EE) 2 Jr $৪১ 1১৩৫১, 


Pa 
ও তোমাদেরমুধ্য ন্যায়পরায়ণ দু'জন 
থেকে 


2 24 2 
cy 
A Enh 


এদিয়ে নসিহত করা 


আর যে কেহ আল্লাহর নিদিষ্ট করা সীমাসমূহ লংঘন করিবে, সে নিজের উপর যুলুম করিবে । তোমরা জান 
না, সম্ভবতঃ আল্লাহ্‌ উহার পর (মিল-মিশের) কোন আস্থা সৃষ্টি করিয়া দিবেন | 


২. পরে যখন তাহারা নিজেদের (ইদ্দতের) সময়-কালের শেষে পৌছিবে, তখন হয় তাহাদিগকে ভালভাবে 
(নিজেদের স্ত্রীত্বে) বাঁধিয়া রাখিবে, কিংবা ভালভাবে তাহাদের হইতে বিচ্ছিন্ন হইয়া যাইবে । আর এমন দুই জন 
লোককে সাক্ষী বানাইবে যাহারা তোমাদের মধ্যে সুবিচারবাদী হইবে । আর (হে সাক্ষীদ্বয়!) সাক্ষ্য ঠিক ঠিকভাবে 
আল্লাহর জন্য আদায়'কর | এই সব তোমাদিগকে নসীহতন্বরূপ বলা হইতেছে-এমন প্রত্যেক ব্যক্তির জন্য এই 
নসীহত যে আল্লাহ ও পরকালের দিনের প্রতি ঈমানদার । 


এর মর্ম-তালাকে সাক্ষী রাখা ও রুজু করার সময়ও সাক্ষী রাখা ৷ 


এই শব্দগুলে! দ্বার স্বতঃই বোঝা যায় যে - উপরে যে হেদায়াত দেয়া হয়েছে তা উপদেশ স্বরূপ বলা হয়েছে, কানুন হিসেবে তা নির্দেশ দেয়া 
হয়নি | যদি কেউ উপরে বর্ণিত পদ্ধতি ভংগ ক'রে তালাক দিয়ে বসে, ইদ্দত ঠিকতাবে গণন! না করে স্ত্রীকে যুক্তিসংগত কারণ ছাড়াই ঘর থেকে 
বহিষ্কার করে, ইন্দতের পর যদি রুজু করে তো স্ত্রীকে নির্যাতন করার জন্যে রদ্জু করে, এবং বিদায় করে দেয় তো ঝগড়া বিবাদের সঙ্গে বিদায় 
করে এবং তালাক, 'মোফারেকত” যাই হোক না কেন, কোন অবস্থা যদি সাক্ষী না রাখে তবে তার জন্যে তালাক, রল্জু ও মোফারেকতের 
আইনগত পরিণতির মধ্যে কোন পার্থক্য সৃষ্টি হবে লা । অবশ্য আল্লাহতা'আলীর উপদেশের বিরোধী কাজ করায় একথা প্রমাণিত হবে যে তার 
অন্তরে আল্লাহ্‌ ও ‘শেয দিন’ সম্পর্কে সঠিক ঈমান বর্তমান নেই; এই কারণে সে এমন কর্মপদ্ধতি অবলম্বন করেছে বা একজন সাচ্চা মুমিনের 


এ পরিবার ব্য এ পাত ৯ ০৮০৩ ১প৯প০কএড১ল ৯ সা১৬ ৮০৯ ডল LT AT: 


১ তি 


পৃ ১৯ পাপ ১০১৯৮১৯১১১১ সপ পি পাপা উপ VEY 


মস 
০ 


্ 
| 
Eg 
রর 
ৃ 
ৃ 
1 
ৃ 


রঃ ALAS A NN PELE EL GH 2125 পা 4৫৫ 27/3 
৩০ ix 2 Od ary ৭১1 ৮৩ ৩৮ 51 
তে 


থেকে তাকে রিজিক ও নিষ্কৃতির পথ তারজন্যে তিনি করে'দেন আন্রাহকে ভয়করে যে এবং 
দেন 
ABIL 4 AA BS EAA তি পরও A B37 
৬৬ ® 
4) (১৮ উনি (০ ১ be J ১১১৮৯ 
ক স্পা ক CY 
সে অতঃপর আল্লাহর ভরসা করে যে এবং  সেধারণাওকরে না যেখান 


1% 4, sb ভ রি তত DA AANA ZU ৫92৮ 
558 ০৪৯) dl ০০ 50 ও ALY (৩) ti 


কিছুর সব জন্যে আল্লাহ বানিয়েছেন নিশ্চয় তারকাজ অর্জনকারী আল্লাহ নিশ্চয় তার জন্যে যথেষ্ট 


১৯ 


১৯১৯ ১১১৯ ১৯০১৯১১৯১১৯ ১৯১৯০১৯১১৯১ 


জন, 


| ঠা পো > 7. ৫ ৮৫৩৫ টা / ৫ sz 

৮ রি. পে co DZ ০ ৬ পপ 2) 2 © ১৮১] 
যদি তোমাদের স্ত্রীদের মধা হতে হায়েয হতে নিরাশহয়েছে যারা এবং নির্দিষ্ট মাত্রা / 

প্‌ 1 

. দা = ৪ 

পা 2222 ৫ Reh GE A পরি se 2৫5 

1১৩৪৪ ~ 2 3 DENTAL 4 (১ 

র্‌ হায়েজ হয় নাই দি এবং মাস তিন তাদের ইদ্দত তবে তোমরা সন্দেহ কর 

Ww - 4 

WM ৫৫4১৮ (24 sd L820 ১৮৩১5 পা ৪৮ 
৮৮৫৯ OLD De সী ০৬০৯ sl 5 

তাদের গর্ভ প্রসব কলা পর্যন্ত তাদের সময়কাল গর্ভবতীদের এবং 


তাহার জন্য অসুবিধাজ্জনক অবস্থা হইতে নিষ্কৃতি পাওয়ার কোন-না কোন পথ করিয়া দিবেন । 
৩. আর তাহাকে এমন উপায়ে রেয্‌ক দিবেন, যে দিক সম্পর্কে তাহার ধারণাও হইবে না | যে লোক আল্লাহর 
উপর ভরসা করিবে তাহার জন্য তিনিই যথেষ্ট | আল্লাহ্‌ৃতো নিজের কাজ সম্পূর্ণ করিবেনই । আল্লাহ প্রত্যেকটি 
জিনিসের জন্য একটি তকদীর নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন । 


৪. আর তোমাদের স্ত্রীলোকদের মধ্য হইতে যাহারা হায়েয হইতে নিরাশ হইয়া গিয়াছে, তাহাদের ব্যাপারে 
তোমাদের মনে যদি কোনরূপ সন্দেহ জাগে, তাহা হইলে (তোমরা জানিয়া রাখ), তাহাদের ইদ্দত তিন মাস । 
আর এই হুকুম তাহাদের জন্যও যাহাদের এখনো হায়েয আসে নাই" । আর গর্ভবতী স্ত্রীলোকদের ইদ্দতের সীমা 
হইল তাহাদের গর্ভ প্রসব করা পর্যস্তপ। 


১৮১ Ca Aaa Yt পিসি স্তন a aa ন 


না আসে, ব! অনেক স্ত্রীলোকের বহু বিলে হায়েয আসে সেই কারণে যদি হায়েয না আসে , কোন কোন 
রা কর বয়েনের কারণে হযে ছেল যদিও এর ঘটনা খুবই বিরল, যাই হোক, এসকল অবস্থাতে এরূপ জীগোকদের ইন্ককাদ হারে 
থেকে নিরাশ স্ত্রীলোকের ইদ্দতের ন্যায় জর্থাৎ-ভিনমাস । 
অর্থাৎ স্বামীর মৃত্যুর অব্যবহিত পরেই যদি স্ত্রী গর্তমুক্ত হয় অথবা গর্ভকাল যদি চারমাস দশদিন থেকেও বেশী দীর্ঘ সময় চলতে থাকে, সর্ব 
অবস্থাতেই সন্তান প্রসব হওয়ার সংগে সংগে স্ত্রীলোকের ইদ্দত শেষ হবে। 


Ld 


Aa a A AANA এ aR ala পাত AANA TAY ১৮৯৯৯১১৯৯৯৯ 


2D DTD DOGS 


S27 


1 
42) | ৬১১ 


টি A 26 225 
«৫ 
(১১ "~~ 
PAL od 
নর করবেন 


তাদের বাস করতে দাও পুরস্কার তার জন্যে" মহান 


aa AY amar DTA Ea ATA) 


a 


উট 


৫ ০৮ 22/2 রপ্ত 
৬৯ ১০৩০০) 5 
না এবং 


তাদের তোমরা কষ্ট দিও 


৯০৮১৯৮৯ aT বি তি 5626৮৫৬2৩80 


2৪.০২4 >/ AS 
1৯22১ ৬১৯৬১ 
গর্ভবতী রা 
পে 2 পু ৫ রি AAA LAA 
১৯০ ৩১ ০৫> ৬৮৪৪ ৬৮ 
তাদের দাও তবে তোমাদের তারা দুধপান যদি অতঃপর তাদের গর্ত . প্রসবকরে যতক্ষণ না 
তোমরা (বাচ্চাদের)কে করায় 


৩১৩ Ae SL 


I 
K 
Yl 
7 
y 
রি 
Ld 
Y 


25512 রি ED পট রত ৫১ তা 57৯ 
০১১৯৮ 1১/৯ ১ ০ | 


সংগতভাবে তোমাদের মাঝে তোমরা পরামর্শ ও তাদের পারিশ্রমিকাদি 
' কর 


ERE DENSE এ এ 


যে লোক আল্লাহকে ভয় করে তাহার ব্যাপারে তিনি সহজ ও সুবিধাজনক ব্যবস্থা করিয়া দেন। 
৫. ইহা আল্লাহর বিধান; যাহা তিনি তোমাদের প্রতি নাযিল করিয়াছেন | যে লোক আল্লাহকে ভয় করিবে, আল্লাহ্‌ 
তাহার পক্ষে অকল্যাণসমূহ দূর করিয়া দিবেন এবং তাহাকে বড় শুভফল দান করিবেন । 
৬. তাহাদিগকে (ইদ্দতের সময়-কালে) সেই স্থানে থাকিতে দাও, যেখানে তোমরা বসবাস কর, যে রকম স্থানই 
তোমাদের হউকনা কেন । এবং তাহাদিগকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তাহাদিগকে ভ্বালা-যন্ত্রণা দিও না । আর 
তাহারা যদি গর্ভবতী হয়, তাহা হইলে তাহাদের ব্যয়তার বহন কর সেই সময় পর্যন্ত, যতক্ষণ না তাহাদের গর্ভ 


প্রসব হয় | পরে সে যদি তোমাদের জন্য (বাচ্চাকে) স্তন দেয়, তবে উহার পারিশ্রমিক তাহাদিগকে দাও এবং 
(পারিশ্রমিকের ব্যাপারটি) ভালোভাবে পারস্পরিক কথা-বার্তার মাধ্যমে মীমাংলা করিয়া লও | 


রি ERLE ARN 


৬৫ সূরা আত তালাক . a৫ পারা ২৮ 


SME BE রে না সি নে ্ 
পিতা EU EAE ৫৫৫ এ ক এ ৯৯ ৮৯ দিত দি ৯২ ১ টি টস 


aD] 


কালা, 


En CSE SEE ARSC পাপা hd 


৯৭ 


পিএস বাশ 


সা 


ATLANTA PDD DDD TAP 


~~ 


স্‌ 


এ (৫ 


SEITE INL TE OER TE PEE 


A 


৫ তত? UE ন 22 পা 3223 A > 
daw 9১ ৬১১ ১ 9 4) তি ৩৪ বাতি } 4 
ঠি পরত Pd 


Lis 4 £2 4 PZ / ANAL MN Au 
৬৪৪৩০ ১ ৮৩৪৯৬৪ ৩০ ৩০০ ০১০ 2৩৪৮ 
ও কঠোর ও 


হিসাব  তারআমরাহিসাব অতঃপর তার রসুলদের 
নিয়েছি 


(পারিশ্রমিক ঠিক করার ব্যাপারে) যদি পরস্পরকে অসুবিধায় ফেলিতে চাও, তাহা হইলে বাচ্চাকে অপর কোন 
স্ত্রীলোক স্তন দিবে । 

৭. সচ্ছল অবস্থার লোক নিজের সচ্ছলতা অনুযায়ী ব্যয়ভার বহন করিবে ৷ আর যাহাকে কম রেযৃক দেওয়া 
হইয়াছে, সে তাহার সেই সম্পদ হইতে ব্যয় করিবে যাহা আল্লাহ তাহাকে দিয়াছেন । আল্লাহ যাহাকে যতটা 
দিয়াছেন, তাহার বেশী ব্যয় করার দায়িত্ব তিনি তাহার উপর চাপাইয়া দেন না । ইহা অসম্ভব নয় যে, আল্লাহ 
অসচ্ছলতার পর প্রাচূর্যও দান করিবেন । 


a 


ককুঃ২ 
৮. কত জনপদ-জন-বসতি» এমন রহিয়াছে যাহারা নিজেদের খোদা এবং তাঁহার নবী রসূলগণের আইন- 
বিধানকে অমান্য করিয়াছে, ফলে তাহাদের উপর অত্যন্ত কঠিন প্রতিশোধ গ্রহণ করিয়াছি এবং তাহাদিগকে কঠিন 
শাস্তি দিয়াছি । 


আল্লাহর রসুন ও তাঁর কিতাব মাধ্যমে যে সব জাদেশ-নির্দেশ দান করা হয়েছে যদি মুসলমানরা সেগুলি অমান্য করে তবে ইহকাল ও পরকালে 
তাদের পরিণাম কি ঘটবে এবং বদি তারা আনুগত্যের পথ জবলষন্‌ করে তবে কি পুরষ্কার বা ভারা লাভ করবে- এ সম্পর্কে এখন মুসলমানদের 
সতর্ক করে দেয়া হচ্ছে- = 


CUAL NANA NAVAL ANI ATi Ta ৯৬ ০৬ ৯ ৯সা aT At APATAC ১৮৯ হল ৮৯৯ 


১১৯৯১১১১৯৮৮ 


তাহ 


এসপি CACAO ১১ 


Bt Pe 


২ 


০ 


৬৫ সুরা আত তালাক ৭৬ ELS 


POPS at al Sat Sar SAE dad 


ও চলি EERSTE EERE EEE ETE AERATED ৯৯ ৮০ ৯১১ TAY শি; 
LE ৩১৮ HSL LE I ডি 0৩ জা f! 
ৰ ্ La) ৯ Hy 
oe ৬৯৯ 721 ১৯১, ৩ CL টি ১ ॥ 
{|| ক্ষতি তার কাজের পরিণাম হল এবং  তারকাজের কুফলের  স্বাদনিয়েছে অতঃপর 
মি] ০$ 614 Z 2 %ু PACA 5 গর্ত ৮% কা 
| 20 1৯2১0 তাও Cus WUC: 
t 
| আল্লাহকে তোমরা তয় অতএব কঠিন আযাব তাদের জন্যে বাল্লাহ প্রস্তুত ? 
র্ কর রেখেছেন 
51 ভি 24722: 25408 রে মার 
fl ৬এ নটি Ld গু দ্‌ |) pl 
la ০৮ SF ৪১৮ 8 ৩ 4১৬ 
_ 
4 আল্লাহ অবতীর্ণকরেছেন নিশ্চয় ঈমান এনেছে যারা বোধ সম্পন্নরা হে 1 
Kl / 
K fl 
: 
{ 
৮ 
! ’ 
1 4 
/ / 
y ” 
: ৃ 
রর ) 
: ” 
Kl 
; 
x 
৯. তাহারা নিজেদের কৃতকর্মের স্বাদ গ্রহণ করিয়াছে এবং তাহাদের পরিণাম অত্যন্ত ক্ষিপূর্ণ হইয়া গেল । Ys 
| 
১০. আল্লাহতা'আলা (পরকালে) তাহাদের জন্য কঠিন তীব্র আযাবের ব্যবস্থা করিয়া রাখিয়াছেন । অতএব তোমরা | 
সকলে আল্লাহকে ভয় কর, হে বিবেক-বৃদ্ধিসম্পন্ন লোকেরা, যাহারা ঈমান আনিয়াছ । আল্লাহতা"আলা তোমাদের র্‌ 
"|| প্রতি একটা উপদেশ নাযিল করিয়াছেন- i 
: ১১. এমন একজন রসূল১০, যে তোমাদিগকে আ্লাহতা'আলার স্প-প্রকট হেদায়াত দানকারী আয়াতসমূহ | 
"| শুনাইতেছে, যেন ঈমান গ্রহণকারী ও নেক আমলকারীদিগকে পৃঞ্জীভূত অন্ধকার হইতে বাহির করিয়া |! 
"| আলোকোজ্জ্বল পরিবেশে লইয়া আসে । : 
A] 
তফসীরকারদের অনেকে ‘উপদেশ' এর অর্থ-কুরআন এবং রসূল-এর অর্থ-মূহান্মদদ (সঃ) গ্রহণ করেছেন | আবার ? 
) হলো £ উপদেশ-এর অর্থ -খোদ রুহ (সঃ), অত রসূলের সত্তাই আদ্যোন্ত জীবন্ত নসীহত | আমি 
তি I 
ৃ 
রি ‘ 
Y 
] ; 


AA ACA" এ এত আও আর পা জন্য ত ৩৩৩৩৬ বা এ এ ৯ ৫৩৩৬৯ ৯লিত উ তা উপ লাজ দাও চট িল TAA ১75 


নী 


পার্ট এ 
খু 


DA 2A 
৬ * 


ক পা তা Pad A 


DTD DTD DTD TDD TTD ODD 


০ lt A ODE DE ৫2৫5৫ ৮৯৫ 2৫৫৫ 
৮ 2 11১৮৮০৩৩৪৩৪ ৮৯) ০১৬০৪ 
তোমরা জান যেন 
(2 লরি 2 ভু. ৮৯ 25222 € প2 
০9 ৮০০ ৬৮৪ এ) তা 5৬ 5৫ 


সব ই পরিবেষ্টন করে রেখেছেন আল্লাহ বাস্তবিকই ও ক্ষমতাবান 


আর যে কেহই আল্লাহর প্রতি ঈমান আনিবে এবং নেক আমল করিবে, 
আল্লাহতা'আলা তাহাকে এমন সব জান্নাতে দাখিল করিবেন যাহার নীচ হইতে ঝর্ণাধারাসমূহ সদা প্রবহমান 
থাকিবে । এই লোকেরা তাহাতে চিরকাল ও সব সময়ই বসবাস করিবে | এমন ব্যক্তির জন্য আল্লাহতা'আলা 
অতীব উত্তম রেয্‌ক রাখিয়া দিয়াছেন । 

১২. আল্লাহৃতো তিনিই যিনি সপ্ত আকাশ সৃষ্টি করিয়াছেন এবং পৃথিবী-পর্যায় হইতেও উহারই মতো১১ | এই দুই 
এর মধ্যে বিধান নাযিল হইতে থাকে । (এই কথা তোমাদিগকে এই জন্য বলা হইতেছে) যেন তোমরা জানিতে 
পার যে, আল্লাহ সব কিছুর ওপর শক্তিমান এবং এই যে, আল্লাহর জ্ঞান সব কিছুকে পরিবেষ্টন করিয়া আছে । 


১১। 'উহারই’ মতো'-এর অর্থ এই নয় যে-যতগুলি আসমান সৃষ্টি করেছেন ততগুলি বমীনও সৃষ্টি করেছেন । বরং এর মর্ম হচ্ছে-যেমন তিনি কতিপয় 
আসমান তৈরী করেছেন সেরূপ তিনি কতকগুলি বমীনও সৃষ্টি করেছেন; এবং "যমীনের ন্যায়'-এর অর্থ যেরূপ এই যমীন যার উপর মানুষ অবস্থান 
করছে নিজের উপরিস্থিত জিনিসের পক্ষে শয্যা ও দোলনা স্বরূপ, সেরূপ আল্লাহতা'আলা এই সৃষ্টির মধ্যে অন্য এমন যমীন_সমূহও নির্মাণ করে 
রেখেছেন যেগুলি নিজের নিজের উপরিস্থিত বসতির পক্ষে শহ্যা ও দোলনা স্বরূপ | অন্য কথায়-আসমানে এই যে অসংখা খ্রহ-তারা দৃষ্টিগোচর 
হয় এ সমস্ত শূন্য পতিত হ'য়ে নেই, বরং পৃথিবীর মতে! সেগ্ুনির অনেকের মধ্যে বহু দুনিয়া আবাদ হয়েছে । 


3৫225225555: 


(রি A 


সুরা আত্-তাহরীম 
নামকরণ 
এ সূরার নাম সূরার প্রথম শব্দ ০৮৮ (৯ হতে গৃহিত । এটা এ সূরায় আলোচিত বিষয়াদির 


শিরোনাম নয় | এরূপ নামকরণের অর্থ হ'ল এ সেই সুরা যাতে 'তাহ্রীম (হারাম করণ) সংক্রান্ত একটা ঘটনার 
উল্লেখ হয়েছে। | 


hw 


৯১৯৮১ 


নাধিল হওয়ার সময়-কাল 


এ সুরায় তাহ্রীম-কোন কিছু হারাম ক'রে নেয়া-সংক্রান্ত যে ঘটনার উল্লেখ করা হয়েছে সে বিষয়ে দু'জন 
মহিলার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে । এ দু'জন মহিলা তখন রসুল করীমের হেরেমতুক্ত ছিলেন | তাঁদের 
একজন হলেন হযরত সফীয়া, আর 'ছীতীয় জন হয়রত মারীয়া কিবতীয়া (রাঃ) | এদের একজন - হযরত সফীয়া 
(রাঃ)- খায়বর বিজয়ের পর নবী করীমের (সঃ) সহিত বিবাহিতা হন | এ খায়বর বিজয় সর্বসম্মতভাবে ৭ম 
হিজরী সনে হয়েছিল । দ্বিতীয় মহিলা হযরত মারীয়াকে ৭ম হিজরী সনে মিশর অধিপতি মুকাউকাস নবী করীমের 
খেদমতে উপঢৌকন স্বরূপ পাঠিয়েছিল তাঁর গর্ভে ৮ম হিজরীর যিল্হাজ মাসে নবী করীমের পুত্র হযরত ইব্রাহীম 
(রাঃ) জন্মগহণ করেন । এ সব এতিহাসিক ঘটনাবলী হতে এ কথা প্রায় নিশ্চিত হয়ে যায় যে, এ সুরাটি ৭ম বা 
৮ম হিজরীর কোন এক সময় নাযিল হয়েছিল । 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


তত 


এ সুরাটি অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ । এতে রসুলে করীমের মহান বেগমদের সম্পর্কে কতিপয় ঘটনার দিকে ইংগিত 
ক'রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে । 


প্রথম কথা, হালাল-হারাম ও জায়েয-নাজায়েষের সীমা নির্ধারণ করার অধিকার ও ইখৃতিয়ার অকাট্যভাবে ' 
ও নিশ্চিতরূপে একমাত্র আল্লাহর হাতে নিবদ্ধ | সাধারণ মানুষ তো দূরের কথা, স্বয়ং আল্লাহর নবীর প্রতিও তার. 
কোন অংশ প্রত্যর্পিত হয় নি | নবী, নবী হিসেবে কোন জিনিসকে হালাল বা হারাম ঘোষণা করতে পারেন এ 
কথা ঠিক | কিন্তু তা কেবল তখন, যখন আল্লাহ্‌ নিজেই তার দিকে কোন ইর্থগত দিয়ে থাকেন | সে ইধ্গিত 
কুরআন মজীদে নাযিল হয়েছে, কি হয় নি; কিংবা তা গোপন অহীর মাধ্যমে জানা গিয়েছে, সে কথা স্বতন্ত্র | 
কিন্তু মূলতঃ ও নিজন্বভাবে আল্লাহ্‌র হালাল বা মোবাহ্‌ করা কোন জিনিসকে হারাম করে নেয়ার কোন্‌, অধিকার 
নবীরও নেই, নবী ছাড়া অন্য লোকদের এ অধিকার থাকতেই পারে না । 


দ্বিতীয় কথা, মানব সমাজে নবীর স্থান ও মর্যাদা অত্যন্ত নাজুক ও অতীব গুরত্তপূর্ণ | সাধারণ মানুষের 
জীবনের সাধারণ ঘটনাবলী তো দূরের কথা- বড় বড় ঘটনাও তেমন কোন গুরুত্বের দাবী রাখে না । কিন্তু নবীর 
জীবনে সংঘটিত সাধারণ ঘটনাও আইন (বা আইনের উৎস) হয়ে দাঁড়ায় । এ কারণে নবী-রসূলগণের জীবনের 
ওপর আল্লাহ্‌র তরফ হতে অত্যন্ত তীক্্-তীব্র দৃষ্টি রাখা হয়, যেন তাদের সামান্যতম কাজ-কর্মও খোদার ইচ্ছা 
ও মর্যীর বিপরীত না হতে পারে | এ ধরনের কোন কাজই যদি নবী কর্তৃক অনুষ্ঠিত হয়ে পড়ে কোন মুহূর্তে, 
তাহলে তা সংগে সংগেই এবং অনতিবিলষেই সংশোধন করে দেয়া হয়েছে | যেন ইসলামী আইন ও বিধান 
কেবল খোদার কিতাবেই নয়, নবীর সুন্নত ও উত্তম আদর্শেও স্বীয় আমলও সঠিকরূপে বর্তমান থাকতে ও 
] বান্দাহদের নিকট কিতাবেই: নয়, নবীর সুন্নত ও উত্তম আদর্শে ও স্বীয় আমল ও সঠিকরূপে বর্তমান থাকতে ও 


৯৮৫৩৫৫৫৫৩৫৩ ৩৩৩৩০525252 তি 


বে SS 


SEN a Tar a Er a nn ae ae ea os ASS CCE 


জি 


০০৩৩5 


তি 


চৈ 


Fy 


৬৬ সূরা) ভাহরাম পারা ২৮ 
57555555555 75555555557 TT 

উই উই িউউ টি উজ তাহা লা 
করিয়া দিয়াছেন । প্রথমে তীহারই হুকুমে তোমরা তাহাদিগকে হত্যা করিঙেছিলে, কিনতু ভোমরা যখন দুর্বপতা 
দেখাইলে এবং নিজেদের কাজে পরস্পর মত পার্থক্য করিলে এবং যখনই আল্লাহ তোমাপিগকে সেই জিনিস 
দেখাইলেন যাহার ভালবাসায় তোমরা বাঁধা ছিলে (অথাৎ গণীমতের মাল), তোমরা তোমাদের নেতার আদেশের 
বিরুদ্ধতা করিয়া বসিলে- কেননা, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক দুনিয়ার [স্বাথের) সন্ধানকারী ছিপ, আর 
কিছুসখ্যেক লোক ছিল পরকালের সন্ধানকারী, তখন আল্লাহতা'আালা কাফেরদের মুকাবিলায় তোমাদিগকে 
পশ্চাদবর্তী করিয়া দিলেন, যেন তোমাদের যাচাই-পরীক্ষা করিতে পারেন | আর সত্য কথা এই যে, এতদসত্বেও 
আল্লাহ তোমাদিগকে ক্ষমাই করিলেন : কেননা ঈমানদার লোকদের প্রতি আগ্রাহতা'আলা বড় অনুগ্রহের দৃষ্টি 
রাখিয়া থাকেন | (সূরা আলে ইয়রান-আয়াত ১৫২) 


{ সূরা নূর-এ হযরত আয়েশার ওপর দোষারোপের উল্লেখ করে সাহাবীগণকে বল' হয়েছেঃ 


তোমরা যে সময় এ কথ) শুনিতে পাইয়াছিলে সে সময়ই মু'মিন পুর্ন ও মু'মিন স্ত্রীলোকের নিজেদের 
সম্পর্কে ভালো! ধারণা করিল না কেন? আর কেনইবা বলিয়া দিল ন! যে, ইহ! সুস্পষ্টরূপে মিথ্যা 
অভিযোগ 7... তোমাদের প্রতি দুনিয়া ও আখেরাতে ভাণাহর অনুগ্রহ ও দহম_করম যদি না হত El 
হইলে যেসব কথা-বার্তায় তোমরা জড়িত হইয়া পড়িয়াহিলে তাহার প্রতিশোধ হিসাবে বড় আযাব 
তোমাদেরকে গ্রাস করিত | (একটু ভাবিয়া দেখ, তখন তের! কত বড় ভূলই না করিতেছিলে) Ee 
তোমাদের এক মুখ হইতে অন্য মুখে এই মিথ্যাকে বহন করিয়া! পইয়া যাইতেছিলে, আর তোমরা নিজেদের 
মুখে সেইসব কথাই বলিয়া বেড়াইতেছিলে যে সম্পর্কে তোমাদের কিছুই জানা ছিপ লা; তোমরা উহাকে 
একটি সাধারণ কথা মনে করিতেছিলে | অথচ আপ্লাহর নিকট ইহা ছিল অনেক বড় কথা! ইহা শুনিতেই 
তোমরা কেন বলিয়া দিলে না, “এই ধরনের কথা! মুখে উচ্চারণ করা আধাদের শোভা পায় না ! পাক মহান 
আহ | ইহা তো এক বিরাট মিথ্যা দোষারোপ ।* আল্লাহ তোমাদেরকে নসীহত করেন । ভবিষ্যতে যেন 
কখনও তোমরা এইরূপ কাজ আর কখনো না কর- যদি তোমরা ঈমানদার হইয়া থাক | (১২-১৭ আয়াত) 


সূরা আহুযাবে রসূলুল্লাহ (সঃ)-এর পবিত্রা স্ত্রীগণের উদ্দেশ্যে এরশাদ হয়েছেঃ 


হে নবী! তোমার স্ত্রীদিগকে বপঃ তোমরা যদি দুনিয়া ও উহার চাকচিক্যই পাইতে চাও তাহা হইলে এস, 
আমি তোমাদের কিছু দিয়া তাপত্যবে বিদায় করিয়া দিই | আর যদি তোমরা আল্লাহ, তাঁহার রসুল ও 
পরকালের ঘর পাইতে চ1ও, তাহা হইলে জানিয়া রাখিও তোমাদের মধ্যে যাহারা সংকার্থশীল, তাহাদের জন্য 
আল্লাহ বিরাট পুরস্কার নিদিষ্ট করিয়া রাখিয়াছেন | (২৮-২৯ আয়াত) 


সুরা জুম'আয় সাহাবাদের সম্পর্কে বলা হয়েছেঃ 


আর তাহারা যখন ব্যবসায় ও খেলা-তামাশা হইতে দেখিল, তখন সেই দিকে আকৃষ্ট হইয়া দ্রুত চলিয়া গেল 
এবং তোমাকে দাঁড়ানো অবস্থায় রাখিয়া গেল | তাহাদিগকে বলঃ- আল্লাহর নিকট যাহা কিছু আছে তাহা 
খেল-তামাশ! অপেক্ষা উত্তম । আর আল্লাহ সর্বাপেক্ষা উত্তয় রেযৃকদাতা । 1১১ আয়াত) 


সুরা (মূমতাহিনা'য় বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী হযরত হাতিব ইবনে আবু বালতা'আকে একটি কাজের 
জন্য শক্তভাবে পাকড়াও করা হয়েছে । তিনি মক্কা বিজয়ের পূর্বে নবী করীমের মক্কা আক্রমণ সকক্া্ত পরশ্তুতি 
গ্রহণের গোপন খবর-কুরাইশ কাফেরদেরকে পাঠিয়ে দিয়েছিলেন । 

এ সব দৃষ্টান্তই কুরআন মজীদে উল্লেখিত হয়েছে- সেই কুরআনে ঘাতে সাহাবা ও নবীর পবিত্রা বেগমদের 
৮৮৮৮ 
দুল শনিরেছেন ৷ সমানিত ব্যক্তিদের প্রতি এই ভারসাম্যপূর্ণ শিক্ষাই মুসলমানদেরকে মানুষ পূজার সেই 
| সি সি আব অ ভফসীর ও 


১১০৯৮ 


সে ০০০০১৬১৯৯০০ 


৬৬ সুমা তাহরীম শু 


সাহাবায়ে কিরাম, আজওয়াযে সুভাহহারাত ও অন্যান্য মহান ব্যক্তিদের বৈশিষ্ট্য ও মহিযা বণনা করা হয়ে! 
তেমনিই অপর দিকে তীদের দুর্বলতা, লদশ্খলন ও ভূল-এটি সংক্রান্ত ঘটনঘ্বলীর উল্লেখ করতে বিন্দ্মাত 

বা দ্বিধাবোধ করা হয়নি | অথচ বুজরগদের প্রতি স'ঘাল দেবান্ের আজকের দ'ধযদারনের তুলনায় এ গ্রহ পর 

এ সব মহা সমানিত লোকদের মান-মর্যাদা বেশী জানতেন ও চিনতেন এবং সম্মান প্রদর্শনের সীমার সাথে তাঁরা 
বেশী পরিচিত ছিলেন । 

এ সূরায় যে পঞ্চম কথাটি পুরাপুরিভাবে ব্যক্ত করা হয়েছে, তাহ'ল আল্লাহর দ্বীন সম্পূর্ণ অকাট্য ও নিরপেক্ষ ; 
এ স্বীনে প্রত্যেকের জন্যে শুধু তাই আছে য! সে নিজের ঈমান ও আমলের দিক দিয়ে পাবার যোগ্য ও অধিকারী ' 
বড় কোন সত্তার সঙ্গে বিশেষ কোল সম্পর্ক কাকেও বিশেষ ফায়দা দিতে পারে লা এবং কোন নিকৃষ্টতম ব্যক্তির 
সঙ্গে সম্পর্কও কারও জন্যে কিছু মাত্র ক্ষতিকর নয় | এ পর্যায়ে নবী করীমের বেগমগণের সামনে তিন ধনে 
স্ত্রীলোকদের দৃষ্টান্ত পেশ করা হয়েছে । একটি দৃষ্টান্ত হযরত নূহ ও হযরত লূত (আঃ)-এর স্ত্রী দুয়ের | তা? 
ঈমান আনলে এবং নিজেদের মহা-সম্মানিত স্থামীগণের সঙ্গে সহযোগিতা করলে মুসলিম উদ্মতের নিকট তাদের 
মান-মর্যাদা তাই হ'ত যা; রয়েছে হযরত মুহাম্মদের (সঃ) বেগমগণের । কিন্তু তারা যেহেতু এর বিপরীত নীতি ও 
আচরণ গ্রহণ করেছে এ কারণে নবীর স্ত্রী হওয়া তাদের কোন কাজেই আসো না । ভারা জাহাম্লামে যাকে, < 
তা হতে রক্ষা পাবে লা । দ্বিতীয় শৃষ্টাত্ত ফেবাউনের স্ত্রীর । তিনি ছিলেন খোদার নিকৃষ্টতম শতুর স্ত্রী কিন্তু তিনি 
যেহেতু ঈমান গ্রহণ করেছিনেন এবং ফিরাউনী জাতির কাজ ও কর্মনীতি হতে নিঙ্গের জন্য কাজ ও কর্মনীতির 
সম্পূণ ভিন্নতর পথ গ্রহণ করেছিলেন, এ কারণে ফেরাউনের ন্যায় এক অতিধড় কাফ়েরের স্থা হওয়াও তাঁর গুলো 
বিশেষ ক্ষতির কারণ হয়ে দীড়ায়নি । আল্লাহত”'আলা তাঁকে জান্রাতের অধিকারী করেছেন ! 


তৃতীয় দৃষ্টান্ত হযরত মরিয়ম (আঃ) এর । তাঁকে এ বিরাট মহান-মর্যানা দেয়া হয়েছে শুধু এ জলো যে, 
আল্লাহতা'আলা তাঁকে যে কঠিন পরীক্ষার স'ঘুখীন করার সিদ্দাও করেছিলেন, তিনি সেজন্যে আনুগত্যের মন্তক 
অবনমিত করে দিয়েছিলেন । হযরত মরিয়ম ছাড়া দুনিয়ার অপর কোন সঙ্গরিত্রবান, সনাচারী ও নেক আমপকারী 
মেয়েকে কখনও এতবড় কঠিন অগ্নিপরীক্ষার সম্থ্বীন করা হয়নি ! তিনি ছিলেন কুমারী; এ অবস্থায় আল্লাহর 
হুকুমে মু'দেযা হিসাবে তাঁর গর্ভে সন্তানের সঞ্চার করে দেয়া হ'ল ; তাঁর খোদা তীর ছারা কি মহান কার্য কপ 
করতে চান তা তাঁকে বলে দেয়া হ'ল । হযরত মরিয়ম সে জন্যে কোন কান্নাকাটি, চিৎকার-হাহাকার বা ধিলাপ 
করলেন না । একজন সত্যিকার নিষ্ঠাবতী মু'মিনের ন্যায় তিনি সব কিছু সহ্য করে নেয়ার জন্যে অকপটে প্রস্তুত 
হলেন | কেননা আল্লাহর মধী পুরণের জন্যে এ সহ্য করে নেয়া ছিল একাস্তই অপরিহার্য । ঠিক তখনই 
আল্লাহতা'আলা! তাকে 4.0201৩ +৬-২১1৯১২৩7 জান্নাতী মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা’ নামে 
অভিহিত করলেন | (মুসনাদে আহমদ) । 

এসব ছাড়াও আরও একটা মহা সত্য এ সুরা হতে জানতে পারা যায় । তাহ'ল এই যে, নবী করীমের নিকট 
আল্লাহর নিকট হতে কেবল এই “ইলমই আসত না যা কুরআন মজীদে সন্নিবেশিত হয়েছে । এ সূরার ৩য় আয়াত 
এর অকাট্য প্রমাণ । তাতে বলা হয়েছে, নবী করীম (সঃ) তীর বেগমদের মধ্যে একন্দনকে গোপনে একটা কথা 
বললেন । তিলি তা অন্য একজনকে বলে দিলেন | আল্লাহতা'আলা এ ব্যাপারটি নবী করীম (সঃ)-কে জালিয়ে 
দিলেন। পরে নবী করীম (সঃ) যখন সেই স্ত্রীকে তীর এ তুলের জন্যে জিজ্ঞাসাবাদ করলেন এবং তিনি জিজ্ঞাসা 
করলেন, আমার এ ভুলের কথা আপনাকে কে বলো, নবী করীম (সঃ) বললেনঃ “আমাকে সর্বজ্ঞ ও সর্ববিষয়ে 
অবহিত আ্তাহতা'আলাই এ কথা জানিয়েছেন 1* এখন কথা হ'ল এই যে, সারা কুরআন মজীদে কোথাও এরূপ 
কোন আয়াত নেই যাতে বলা হয়েছে, হে নবী তুমি তোমার স্ত্রীর নিকট যে গোপন কথাটি বলেছিলে, তা সে অন্য 
একজনকে-কিংবা অমুক ব্যক্তিকে বলে দিতেছে?" -আর যখন তা নেই তখন অকাট্যভাবে প্রমাণিত হয় যে, 


কুরআন ছাড়াও নবী করীমের প্রতি অল্লাহর অহী নাযিল হ'ত | নবী করীমের প্রতি কুরআন ছাড়া অন্য কোন অহী 
আসতো না বলে যারা দাবী করে বা বলে তারা আন্ত । 


র্শু-৯ক১০৯২৯৯৯ ৮১৯২৯৯৯৯৯১৮ MAT A 


হস্তে 


লিপ 


০০০১০০০০০হ 


পুল 


০০০০ 


2 -2 


পি ৩৩৩০০৮৩ জু 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু) 


রণ Al ৫ রগ ৫26 
যা 


রত 


লারা 
হারাম কর তুমি কেন 


১. হে নবী | তুমি কেন সেই জিনিস হারাম কর যাহা আল্লাহতা"আলা তোমার জন্য হালাল করিয়াছেন? (তাহা 
কি এই জন্য যে) তুমি তোমার স্ত্রীদের সন্তোষ পাইতে চাও২? -আল্লাহ্‌ ক্ষমাদানকারী অনুগ্থহকারী ৷ 
২. আল্লাহতা'আলা তোমাদের জন্য নিজেদের কসমের বাধ্যবাধকতা হইতে নিষ্কৃতি পাওয়ার পন্থা নিদিষ্ট করিয়া 
দিয়াছেন । আল্লাহ্‌ তোমাদের মনিব-মালিক | আর তিনিই সর্বজ্ঞ ও সুষ্ঠু সুদৃঢ় কর্ম-সম্পাদনকারী । 


প্রকৃতপক্ষে এ প্রশ্ন নয়- এ লা পছন্দ করার অভিব্যক্তি, অর্থাৎ নবীর (সঃ) কাছ থেকে এ কথা ছানা উদ্দেশ্য নয় যে- তিনি কেল এ কাজ 
করেছেন; বরং এর উদ্দেশ্য- তাঁকে এ বিষয়ে সতর্ক করা যে- আল্লাহর নির্ধারিত হালাল জিনিসকে নিজের উপর হারাম করে নেওয়ার যে কাজ 
তীর দ্বারা সংঘটিত হয়েছে আল্লাহতা'আপা তা পছন্দ করেন না | যেহেতু তীর স্থান ও মর্যাদা এক সাধারণ মানুষের মত নয়; বরং তিনি হচ্ছেন 
আল্লাহর রসূল; তিনি কোন জিনিস নিজের উপর হারাম করে নিলে এ আশঙ্কা সৃষ্টি হতে পারে যে- উদ্মতও সে জিনিসকে হারাম বা কমপক্ষে 
মকর্ধহ (অপছন্দনীয়) ধারণা করতে থাকবে | এজন্যে আলাহতা'আলা তীর এ কাজের দোষ ধরেছেন এবং ভীকে এই "হারাম করা' থেকে বিরত 
হ'তে আদেশ দিয়েছেন । এর থেকে এ কথাও পরিফার হয়ে যায় যে- রসূলের (সঃ) ও নিজের পক্ষ থেকে কোন জিনিসকে হালাল বা হারাম 
করার অধিকার নেই | 

এর দ্বারা জানা গেল_ হুর (সঃ) হারাম করার এই কাজ- নিঙ্ে নিজের কোন ইচ্ছাবশে করেননি, বরং তীর বিবিরা চেয়েছিলেন যে- তিনি এরূপ 
করুন এবং তিনি মাত্র তাঁর বিবিদের সতুষ্ট করার জন্যে একটি হালাল জিনিসকে নিজের জন্যে হারাম গণ্য করেছিলেন ! হাদীসের বিশ্বস্ত বর্ণনা 
থেকে জানা যায়_ রসূলের (সঃ) এক বিবির হেষরত যয়নব রাঃ) গৃহে কোন স্থান থেকে মধু এসেছিল, হুযুর য! বড় পছন্দ করতেন | এ জন্যেই 
তিনি তীর সাধারণ নিয়মের ব্যতিড্রমে তীর ঘরে বেশী সমর অবস্থান করতে থাকেন | এতে অন্য কোন কোন বিবির ঈর্ষা সৃষ্টি হয়, এবং ভীরা 
পরামর্শ করে এই মধুর প্রতি তীর এরূপ ঘৃণ! জন্মালো যে- তিনি তা ব্যবহার না করার অংগীকার করেন । 

মর্ম হচ্ছে_ কাফ্ফারা দিয়ে শপথের বাধ্যবাধকতা হতে মুক্ত হওয়ার যে পদ্ধতি আন্যাহতা'আলা সুরা মায়েদার ৮৯তম আয়াতে নির্দিষ্ট করে 
দিয়েছেন ভা পালন করে তিনি সে জীকার ভংগ করেন যার দ্বারা তিনি হালাল জিনিসকে নিজের উপর হারাম করে নিয়েছিলেন । 


222 


১৯৮৯ 


বি: টে লো 2, পীর 1 ৮ G2 rl Ase লি 
NG ১০৬ ৩১ 2১৩০০৩১৮১১৩ Ef 
h তোমাদের তে যদি’ তার রব সম্ভবত সাহায্যকারী উপরন্ত্ত ফেরেশতারা ও f 
? ॥ | | 22 ALIA 2 2 PET ALAC f 
[১১১ et et C3 HS 455 Ss 
আনুগত্যপীলা মুমিনা আত্মসমপণকারিশী (যারা) তোমাদের চেয়ে উত্তম (এমন সব) স্ত্রী তাকে বদলে A 
‘ = 
{ 
f ৰ; |) 
7 25৭ ANE SND AA 5 ABLES 227) পে 5 ৭৫ Y 
A ১৯59 5১৬ ১১৯25 ৷ 1৮ 15৩) ২০০৬৯ 
A যার ইন্ধন আগুন তোমাদের পরিবার ও তোমাদের নিজেদের তোমরা ঈমান এনেছ যারা Y 
f (থেকে) বর্গকে রক্ষাকর y 
1 ANAS PA Bh AL 156৮ EAA বল 2 ৫ 
1 ১1৩১৪ ৮৯৮ সি ভু 8০৩5 দো \ 
না কঠোর নির্দয় ফেরেশতারা তার উপর পাথর ও মানুষ A 
fe 
h এ রিপা পো 2৮5 Lb পা ১০৫ A 


পর্ট ৩৮৩ 28 শট 
0 O31 (৩০252 ET Sod ৩০2) ৩৮০০৪ 
যা 


তারা করে এবং তাদের নির্দেশদেনতিনি যা আল্লাহকে ভারাঅমান্যকরে 


SS 


২৯৯০১১৯১১৯৯ 


কার || 
৫. অসম্ভব নয় যে, নবী যদি তোমাদের সব কয়জনকে তালাক দিয়া দেয়, তাহা হইলে আল্লাহ্‌ তাহাকে 
তোমাদের পরিবর্তে এমন সব স্ত্রী দিবেন, যাহারা তোমাদের অপেক্ষা উত্তম হইবে৭ | -সত্যিকার মুসলমান 
ঈমানদার, আনুগত্যশীল, তওবাকারিণী, ইবাদতকারিণী, রোযাদার, অকুমারী হউক কিংবা কুমারী । 


৬. হে ঈমানদার লোকেরা! নিজেকে ও স্বীয় পরিবারবর্গকে সেই আগুন হইতে রক্ষা কর যাহার ইন্ধন হইবে মানুষ 

ও পাথর" | সেখানে অত্যন্ত কর্কশ-রূঢ় নির্মম স্বভাবের ফেরেশতা নিয়োজিত থাকিবে, যাহারা কখনই আল্লাহর 

হুকুমের অমান্য করে না | আর যে হুকুমই তাহাদিগকে দেওয়া হয, তাহা ঠিক ঠিকই পালন করে । 

রসূলুল্াহর মুকাবিলায় তোমরা দল বেঁধে তোমাদের শিজেদেরই ক্ষতি করবে | কেননা যাঁর অভিভাবক হচ্ছেন আল্লাহ্‌ 
ফেব্রেশতারা ও সমস্ত সৎ মু'মিনরা যার সংগে আছেন তীর মুকাবিলায় দল বেঁধে কেউই সফলকাম হতে পারে না । 

৭1 এ থেকে জানা যায়- দোষ মাত্র হযরত আয়েশা (রাঃ) ও হযরত হাফসারই (রাঃ) ছিল না, বরং রসূলুষ্লাহর অন্যান্য পবিভ্রা বিবিগণও কিছু না 
কিছু দোষী ছিলেন । এ জন্যে তীদের দু'জনের পর এই আয়াতে বাকী সব বিবিগণকেও ভর্সনা কর! হয়েছে । হাদীসসমূহ থেকে জানা যার সে 
সময়ে হুযূর (সঃ) বিবিদের প্রতি এতদূর অসন্তুষ্ট হয়ে পড়েছিলেন যে- এক যাস পর্যন্ত তিনি তাঁদের সংগে সম্পর্ক রাখেননি, এবং সাহাবাদের মধ্যে 
একথা রটে ঘার যে- তিনি তীর বিবিদের তালাক দিয়েছেন । 


৮। এ আয়াত থেকে জানা যায়ঃ এক ব্যক্তির দায়িত্ব মাত্র নিজেকেই যোদার শান্তি থেকে রক্ষার চেষ্টা করা পর্যন্ত সীমিত নম্র, বরং প্রাকৃতিক শৃংখলা 
ব্যবস্থা যে পরিবারের কর্তৃত্বভার ভার উপর অর্পণ করেছে, নিজের সাধ্যমত তাদের এরূপ শিক্ষা-দীক্ষা দান করাও তার দায়িত্ব যাতে ভারা 
খোদার পছন্দনীয় মানুঘরূপে গড়ে উঠতে পারে, এবং বদি তারা জাহান্নামের পথে চলে তবে যথাসাধ্য তাদেরকে সে রাস্তা থেকে বিরত রাখার চেষ্টা 
করা । "জাহান্নামের ইন্ধন হইবে পাথর' অর্থাৎ- পাথরের কয়লা সম্ভবতঃ | ইবনে মাসউদ (রাঃ), ইবনে আব্বাস (রাঃ), মোজাহেদ (রাঃ), ইমাম | 

মোহাম্মদ বাকের (রাঃ), সুদ্দি (রাঃ) বলেন- গন্ধকের পাথর | - রত] 
সস TSS SSS SS 


৫৩ 


CCN LES 


ত 


প্র 


EEE EY 


১০ 


২০ 


৬৬ সূরা তাহরীম ৮৫ পারা ২৮ 


৫22 ৫ 2/2 Fel A NIA 72 ALT 
. পাকি ৬৬ কক ৬ চা ৬৪ 
৬০৯১ ৬) ৮০৪ 1১)৬-৩০ ১) 1১ 8১ 22 
তোমাদের প্রতিফল : 
লয়| হবে ক আজ ০০০ না কুফরি করেছ যারা গুহে 
A, 32428 22 পা /2 ও PAE AISA ৩টি ৫০৪ ৮ 
1 ক 2৬ ক 

ঠা 1৯১১ 1৯৮০] (৪৬ ১৪০ ৮12 জি 
দাত ০৪০০৬ ঈমান এনেছ যারা ওহে তোমরা কাজ করতেছিলে যা 
N ALE ER ১৫ পো 1 তে L205 Zod 
1 ৪ ৬ ৬ সপ ৮ ৯৬০০ 2৬ ] 
£ মোচনকরবেন তোমাদের রব সম্ভবতঃ খালেস তওবা আল্লাহর 
॥ রি 2 ৬/০ NSN LAN ELIA 3 Te 
৩2 ৬১৩ ত ৯৬৩ 5 ৮৩০৩১ 
I থেকে প্রবাহিত হয় জান্নাতে তোমাদের প্রবেশ করাবেন এবং তোমাদের দোষগুলো তোমাদের থেকে 
টা 
7 OAS 24 22 ৩৩৫ 21242 ৫০৫ 
২ A GSN ৩০ GS 
¥ ia নবীকে আল্লাহ. লাঞ্ছিত করবেন না সেদিন  বর্ণাধারাসমূহ তার পাদদেশ 
্ 
রত 


পে 2 3 অর্পণ পাঠিত 12d 3235 dd 25 পা টি 


AL BEANE EEE > এৰ পর AE 
UAL 5 ৫৪ ৩ ৮৮ ৬6 92252 ০৯৬ 
আমাদেরকে মাফকর ও আমাদের নূর আমাদের পৃণকর হে আমাদের রব তারা বলবে তাদের ডানে 
৭. (তখন বলা হইবে) হে কাফেররা! আজ কোন ওযর-অক্ষমতার বাহানা পেশ করিও না | তোমাদিগকে তো 
সেই রকমই কর্মফল দেওয়া হইবে, যে রকম আমল তোমরা করিতেছিলে । 
রুকু ১২ 

৮. হে ঈমানদার লোকেরা! আল্লাহর নিকট তওবা বর- খাঁটি ও সত্যিকার তওবা | অসম্ভব নয় যে, আল্লাহ্‌ 
তোমাদের দোষ-তুটিগুলি তোমাদের হইতে দূর. করিয়া দিবেন এবং তোমাদিগকে এমন সব জান্নাতে দাখিল 


তাঁহার নবীকে এবং তীহার ঈমানদার সংগী-সাধীদিগকে লাঞ্ছিত করিবেন না৯ | তাহাদের নূর তাহাদের সম্মুখে 
এবং তাহাদের ডান পাশ দিয়া দৌড়াইতে থাকিবে এবং তাহারা বলিতে থাকিবেঃ হে আমাদের খোদা! আমাদের 
নূর আমাদের জন্য পরিপূর্ণ করিয়া দাও এবং আমাদিগকে ক্ষমাদান কর । 


১৯৮৯৮ 


Mra AT TAA EAD DDD ADD 


he 


সপ, 


এ এ৫৫-০০-প-৯১৯ 


৬৬ সূরা তাহরীম ৮৬ পারা ২৮ 


সত কতক 222 পি ৮৯৬ 
৫ এ 


শে se 


৮ ae 
a> 


৮ ৮4 CoE «G2 তো 2% 2 
AE শে ঠ5 ৫৬ ১ ৬ 21৫ ৫৫ 
১১৬ ৬ EL oH ৫ LB KE SS 
নবী হে সব 


ক 


(0 
নী 
85৯ চু 
রন 


22] A 3 এপ পা হা ৫2215 ৮ A ৮০18 
1৪১১৩ 2 As BD» OX lL) UB 
তাদের আশ্রয়স্থল এবং কঠোর হও কাফেরদের A 


Ep SB 
৩5৬৮ 52 এরি 3 52 Sat 8 
অধীন তারা দু'জনেছিল দূতের সী ও নৃহের স্ত্রীর কুফরিকরেছে |! 
a | 
৪০ তই. 2 ৮21 A তি v 
৭ হা পে ৪১৩ ৬০০ (১৩5 ৩21 


তাদের (স্ত্রীদের) 2 নাই অতঃপর তাদের খিয়ানত অতঃপর দুই নেককার আমাদের বান্দাদের ত! 


aL ০৫, 


oy 


৮ 


এ 


| সহে সু 
UAL পর্ণ ৮0৫ পরম তি নো 2°24, Ww Ed V 
০১৯৩৩ 7০ ON সীতা ০৩ 5 EA 491 ৩৯ 
প্রবেশকারীদের সাথে আগুনে দু'জনে প্রশে কর বলাছদ ও কিছুই আল্লাহর মুকাবেলায় 
পা ওপা 25 পাপা এ 2/1 পাঠ ০ LAr 55 পে পাপ ৩ 
“৬০৯৮ ৬৩০) ৮কা ৯০০1 LAN ৫৬০ dl ut ৬ 
এবং 


ফিরআউনের স্ত্রীর ঈমান এনেছে যারা (তাদের) দৃষ্টান্ত আল্লাহ পেশ করেন 
জন্যে 


৯. হে নবী! কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জেহাদ কর এবং তাহাদের সহিত কঠোর নীতি প্রয়োগ কর | 
তাহাদের চূড়ান্ত পরিণতি জাহান্নাম এবং পরিণতি হিসাবে উহা অত্যন্ত দুঃখময় স্থান । 

১০. আল্লাহ্‌ কাফেরদের ব্যাপারে নৃহ ও লুত-এর স্ত্রীদিগকে দৃষ্টাত্তরুপে পেশ করিতেছেন | ইহারা আমাদের 
দুইজন নেক বান্দাহর স্ত্রী ছিল | কিন্তু তাহারা তাহাদের স্বামীদের প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছে১০ এবং তাহারা 
আল্লাহর মুকাবিলায় তাহাদের কোন কাজেই আসিতে পারিল না | দুইজনকেই বলিয়া দেওয়া হইয়াছেঃ "যাও 
আগুনে প্রবেশকারী লোকদের সাথে তোমরাও প্রবেশ কর” । 


১১. আর ঈমানদারদের ব্যাপারে আল্লাহ্‌ ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত পেশ করিতেছেন, 


১০। "এ বিশ্বাসঘাতকতা" এই অর্থে লয় যে তারা ব/ভিচার করেছিল, বরং এই অর্থে যে তারা ঈমানের পথে হযরত নুহ (আঃ) ও হযরত লুত (আঃ)-এর 
সহযোগিতা করেনি বরং তাঁদের বিরুদ্ধে দীনের শতুপের সংগে সহযোগিতা করেছিল । 


্ টির কিনল বাক ০৩ 


৫৩৮৯৮৯০৯৮৯৫ হস 


NEA এ ক a a TAN Aaa ৭ এ (০০ পির লা aT IDI DDD 


= 


if ee A 2 তে ৩ ৮ পাত পাও ৩ 2 তানিন 
চে 
এল EI 0 ৬1 ৬ 
দি পি 
মধ্যে ঘর তোমার কাছে আমারজন্যে বানাও হে আমার রব বলেছিল 


2৬ ৬ প ৮৫ ALAN EAA ১০ 2 2৬ ww Fd 
৬৬৪৬ ১ ৭৩৮৮ 5 ৩১৯১৪ 2 52 2 
আমাকে উদ্ধার এবং তার কাজ ও ফিরআউন হতে আমাকে উদ্ধার 
কর 
LA পর্ণ পাঠা প্র 


১ ৬৮০০৯ (| ৮৪ ৩০ 
যে ইমরানের কন্যা 


সা ৯ a ১৯ ১৯ Tara AD DA 


~~ 
টনি 
a” aa 


4 a FATA 


১ 


আসক 


বু) 


1 


EEE RE EE NS RES 


RE 


I যখন সে দো'আ করিয়াছিলঃ হে 
আমার খোদা, আমার জন্য তোমার নিকট জান্নাতে একখানি ঘর বানাইয়া দাও এবং আমাকে ফেরাউন ও তাহার 
কার্যকলাপ হইতে রক্ষা কর, আর যালেম লোকজন হইতে আমাকে মুক্তি দান কর’ । 


১২. আর ইমরানের কন্যা মরিয়মের১১ দৃষ্টান্ত দিতেছেন, যে স্বীয় লজ্জাস্থানের সংরক্ষণ করিয়াছিল,২ । পরে আমরা 
তাহার ভিতরে নিজের পক্ষ হইতে রুহ ফুঁকিয়া দিলাম,৩ | এবং সে স্বীয় খোদার বাক্য-সমূহ এবং তাঁহার 
কিতাব-সমূহের সত্যতা স্বীকার করিল | আর আসলে সে অনুগত-বিনীত লোকদের মধ্যে গণ্য ছিল১৪ । 


হতে" পারে- হধরত মরিয়ম (আঃ)-এর পিতার নাম ছিপ-ইমরান; অথবা তিনি ইমরানের-বংশোদ্ধূত হওয়ার কারণে তীকে ইমরান কন্যা বলে 
অভিহিত করা হয়েছে । 

এ ছিল ইহুদীদের এই অপবাদের খন্ডন যে- তীর গর্ভ থেকে হযরত ঈসা (আঃ)-এর জন্মলাত-মা'আযাল্লাহ-কোন পাপের পরিণাম-ফল ৷ সূরা 
নিসার ১৫৬তম আয়াতে এই যালেমদের এই অভিযোগকে বিরাট অপবাদ বলে আখ্যা দেয়া হয়াছে । 

অর্থাৎ তীর সঙ্গে কোন পুরুষের সংযোগ ছাড়াই, আমি তীর গর্তাশয়ে নিজের পক্ষ থেকে একটি প্রাণ নিক্ষেপ করি । 

হযরত মরিয়মকে এখানে যে উদ্দেশ্যে দৃষ্টান্ত স্বরূপ পেশ করা হয়েছে তা হচ্ছে- কুমারী অবস্থায় অলৌকিকভাবে ভীকে গর্ভবতী করে 
আল্লাহতা'আলা তীকে এক কঠিন পরীক্ষায় নিক্ষেপ করেছিলেন, কিনু তিনি ধৈর্যসহকারে আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণভাবে নিজেকে সমর্পণ 
করেছিলেন। 


ৃ 
ৃ 
ূ 
ূ 


APD 


ARPA পিক এ এক এ সাম ত৯ ৬৮৬৮৯৮৯৮০৮৬ সপ AT ATaAY ATA ১৯ AT Dr 2D TTD TDD DTT LAS 


৮৮ পারা ২৯ 
TF TASES 


DAA 


a DD 


নামকরণ 
AAR পর ক রি Awd 
সূরাটির প্রথম বাক্যাংশ ৩| 5৭৩৭ ৩:১৩ -এর 'আল্‌-মুলক’ শব্দটিকে এ সূরাটির নামরূপে গ্রহণ 
করা হয়েছে। | 


০১৩০ 


নাধিল হওয়ার সময়-কাল 


এ সূরাটি ঠিক কখন নাযিল হয়েছিল, তা নির্ভরযোগ্য কোন বর্ণনা হতে জানা যায়নি। কিন্তু সূরাটির বিষয়বস্তু ও বর্ণনা 
ভংগী হতে স্পষ্ট জানা যায় যে, এটা মক্কা শরীফে প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহের অন্যতম । 


বিষয়বস্তু ও আলোচনা 


এ সূরায় একদিকে সংক্ষিপ্ততাবে ইসলামের মৌল শিক্ষা উপস্থাপিত কর! হয়েছে, আর অপরদিকে অত্যন্ত মর্মস্পর্শী 
জংগীতে অবচেতন অবস্থায় পড়ে থাক! লোকদেরকে সচেতন ও সক্রিয় করে তোলা হয়েছে। মক্কা শরীফে প্রাথমিক পর্যায়ে 
অবতীর্ণ সূরাসমূহের একটি বিশেষত্ব রয়েছে। তাতে ইসলামের যাবতীয় মৌল শিক্ষা উপস্থাপিত করা হয়েছে এবং রসূলে 
করীম (সঃ-এর প্রেরিত হওয়ার আসল উদ্দেশ্য ও লক্ষ্যও বলে দেয়া হয়েছে। কিন্তু তা বিস্তারিতভাবে নয়; অতি 
সংক্ষেপে, যেন তা লোকদের মন-মগজে গভীরভাবে দৃঢ়মূল হয়ে বসতে পারে। সে সংগে তাতে অধিক গুরুত্ব আরোপ 
করা হয়েছে এ কথার উপর, যেন লোকদের বেখেয়ালী ও অসতর্কতা দূর হয়ে যায়, তাদেরকে চিন্তা-ভাবনা করতে বাধ্য 
করা যায়, তাদের ঘুমন্ত আত্মাকে জাগ্রত করা সম্ভবপর হয়। 


সূরাটির প্রাথমিক পাঁচটি আয়াতে মানুষের মধ্যে এ অনুভূতি জাগ্রত করতে চাওয়া হয়েছে যে, তারা যে বিশ্বলোকে 
বসবাস করছে তা একটা অতীব সুসংবদ্ধ ও সুদৃঢ় সাম্রাজ্য বিশেষ। তাতে আতিপাতি করে খুঁজলেও কোনরূপ ক্রটি- 
বিচ্যুতি, অসম্পূর্ণতা বা ব্যতিক্রম পাওয়া যাবে না। আল্লাহতা'আলা নিজেই এই বিরাট-বিশাল সামাজ্যকে অনস্তিত্বের 
অন্ধকার হতে অস্তিত্বের আলোকোজ্জল পটভূমিতে নিয়ে এসেছেন। তার কার্যপরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ-প্রশাসনের 
সমস্ত অধিকার-ইখতিয়ার সম্পূর্ণ ও নিরংকুশভাবে সেই এক আল্লাহতা” আলারই মুষ্ঠিতে একান্তভাবে নিবদ্ধ। তাঁর শক্তি- 
ক্ষমতা ও কুদরাত অনন্ত ও সীমাহীন। সেই সংগে মানুষকে এ কথাও বলে দেয়া হয়েছে যে, এই পরম বিজ্ঞানভিত্তিক 
বিশ্বব্যবস্থায় মানুষকে আদৌ উদ্দেশ্যহীন সৃষ্টি করা হয়নি। বরং মানুষকে এ দুনিয়ায় পরীক্ষার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। 
এ পরীক্ষায় তার উত্তীর্ণ হওয়ার একমাত্র অবলম্বন হলো উত্তম আমল। 


৬ হতে ১১ পর্যন্ত আয়াতসমূহে কুফরীর ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। এ পরিণতি দেখা যাবে পরকালে। 
লোকদেরকে এও বলে দেয়া হযেছে যে, আল্লাহতা' আলা তাঁর নবী-রসূলগণকে পাঠিয়ে তোমাদেরকে সেই পরিণতি 
সম্পর্কে এ দুনিয়ায়ই অবহিত করেছেন। এখন তোমরা যদি নবী-রসূলগণের কথা অনুযায়ী নিজেদের আচার-আচরণ 
যথার্থ ও সঠিক করে না নাও, তা হলে পরকালে তোমরা এ কথা মেনে নিতে বাধ্য হবে যে, তোমাদেরকে যে শাস্তি দেয়া 
হচ্ছে তা পাবার জন্যে তোমরা বাস্তবিকই উপযুক্ত । তোমাদের নিজেদের আমল ও চরিত্রের জন্যেই যে তোমাদেরকে শাস্তি 
দেয়া হচ্ছে তা বুঝতেও কোন অসুবিধা হবে না। 


১২ হতে ১৪ পর্যন্ত আয়াত কটিতে এ মহাসত্য মানসপটে দৃঢ়মূল করানো হয়েছে যে, স্ষ্টা তার সৃষ্টি সম্পর্কে বিন্দুমাত্র 
বে-খবর হয়ে থাকতে পারেন না। তোমাদের গোপন ও প্রকাশ্য প্রত্যেকটি ব্যাপার এমন কি তোমাদের অন্তর্নিহিত ও প্রচ্ছন্ন 
চিন্তাধারা পর্যন্ত সব কিছুই তিনি জানেন। কাজেই নৈতিকতার নির্ভুল ভিত্তি হলো মানুষ সেই না দেখা খোদাকে, খোদার 
নিকট জওয়াবদিহিকে ভয় করে সর্বপ্রকার পাপ, অপরাধ ও অন্যায় কাজ-কর্ম হতে বিরত থাকবে, দুনিয়ার কোন শক্তি 


52০১ 


২২২৬০২৪০২৯৩ 


কা 
সো 


সুজ 


CCAR AAS 


| 
) 
\ 


ep 


pe 


৫৫ 


সু 


উঠে 


EI 


৫ 


র্‌ 


৩ 
ও 


SL 


৯১ 


2৩৩০১০১০১০১ 


৫৩-৩5-5225 


যা সাৰ টি পারা২৯ 


তাকে সেজন্য পাকড়াও করুক আর না-ই করুক, দুনিয়ায় তার কোন ক্ষতিকর প্রতিক্রিয়া দেখা দিক আর না-ই দিক, 
তার সম্ভাবনা থাকুক আর না-ই থাকুক, তাতে কোনরূপ পার্থক্য হবে না। এ কর্মনীতি যারাই অবলম্বন করবে, পরকালে 
তারাই ক্ষমা ও বিরাট শুভ ফল পাবার অধিকারী হবে। 


১৫ থেকে ২৩ পর্যন্ত আয়াতসমূহে কতগুলো চিরন্তন ও শাশ্বত মহাসত্যের দিকে ইর্থগিত করা হয়েছে। এ সত্যসমূহকে 
মানুষ সাধারণত নিত্যনৈমিত্তিক ব্যাপার মনে ক'রে এগুলোর প্রতি খুবই কম গুরুত্ব আরোপ করে থাকে। এ আয়াত 
ক'টিতে সেই মহাসত্য ক'টির প্রতি বারবার ঈশারা-ইর্ধগিত করে সে বিষয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করার আহ্বান 
জানানো হয়েছে। বলা হযেছে, তোমরা এ পৃথিবীর মাটির প্রতি লক্ষ্য আরোপ কর। তোমরা এর ওপর নিশ্চিন্তে বসবাস 
করছো। এ হতেই তোমরা লাভ করছো তোমাদের জীবন-জীবিকা ও প্রয়োজনীয় রুটি-বুধি। এ যমীনকে তোমাদের 
অধীন ও অনুগত বানিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহতা’ আলাই। নতুবা এ পৃথিবীতে যে কোন মুহূর্তে এমন ভয়াবহ ও প্রলয়ংকর 
ভূমিকম্প সংঘটিত হতে পারে যার ফলে তোমরা সকলে মাটির সঙ্গে মিশে একাকার ও নিশ্চিহ্ন হয়ে যেতে পার অথবা 
এমন সর্বগ্রাসী ঝড়-তুফান আসতে পারে যা তোমাদেরকে চূর্ণবিচূর্ণ করে দিতে সক্ষম। আকাশের শূন্যলোকে উড়ন্ত 
পক্ষীকুলকে তোমরা লক্ষ্য কর। কেবলমাত্র আল্লাহতা” আলাই তাদেরকে শূন্যে ভাসিয়ে রাখছেন। তোমাদের নিজেদের 
যাবতীয় উপায়-উপকরণের উপর দৃষ্টি নিক্ষেপ কর। আল্লাহ নিজেই যদি. তোমাদেরকে আযাবে নিক্ষেপ করতে চান, 
তাহলে তা হতে কে তোমাদের রক্ষা করতে পারে? আর আল্লাহই যদি তোমাদের রিয্ক লাতের উৎস ও উপায় বন্ধ করে 
দেন, তা হলে কে তোমাদের জন্যে তা খুলে দেবার ক্ষমতা রাখেঃ---প্রকৃত সত্যের সঙ্গে তোমাদেরকে পরিচিত করার 
জন্যে এসব জিনিসই বর্তমান আছে। কিন্তু তোমরা তা দেখ---ঠিক জন্তু-জানোয়ারের দৃষ্টিতে ও নিতান্তই 
উদ্দেশ্যহীনভাবে। জন্তু-জানোয়াররাও এগুলো দেখে বটে, কিন্তু তা হতে কোন ফল বা শিক্ষা গ্রহণের কোন ক্ষমতাই 
তাদের নেই। আর আল্লাহতা”আলা তোমাদেরকে মানুষ হওয়ার কারণে যে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি এবং চিন্তা-ভাবনা ও 
অনুধাবনের জন্যে যে মন-মগজ দিয়েছেন, তোমরা তা কোন কাজেই ব্যবহার করো না। আর ঠিক এ কারণেই তোমরা 
প্রকৃত সত্য ও কল্যাণের পথ দেখতে পাও না। 


২৪ থেকে ২৭ পর্যন্ত আয়াত ক' টিতে বলা হয়েছে যে, তোমাদেরকে শেষ পর্যন্ত খোদার সমীপে অবশ্যই উপস্থিত হতে 
হবে। কিন্তু সে সময়টা বাস্তবিকই কখন তা আগেভাগে বলে দেয়া নবীর কাজ নয়। তাঁর কাজ হলো সেই দিনটি 
আগমনের সংবাদ তোমাদেরকে আগাম জানিয়ে দেয়া। আজ তোমরা ত! জানছো না, সে সময়টিকে তোমাদের সম্মুখে 
উপস্থিত করে দেখাবার জন্যে তোমরা নবীর কাছে দাবী জানাচ্ছ। কিন্তু বজ্তুতই সেই সময়টি যখন এসে উপস্থিত হবে, 
তোমরা তা নিজেদের চোখে দেখে নেবে, তখন তোমরা দিশাহারা ও কিৎকর্তব্যবিমূঢ় হয়ে পড়বে। তখন তোমাদেরকে 
বলা হবেঃ তোমরা এ জিনিসটিকেই তো অবিলম্বে এনে উপস্থিত করার জন্যে বার বার দাবী জানাচ্ছিলে! 


২৮ ও ২৯ আয়াতে মক্কার কাফেরদের সে সব কথার জওয়াব দেয়া হয়েছে যা তারা নবী করীম (সঃ) এবং তাঁর স্ভী- 
সাথীদের বিরুদ্ধে বলতো। তারা নবী করীম (সঃ)কে নানাভাবে উত্যক্ত ও গালাগাল করতো। ঈমানদার লোকদের ধ্বংস 
ও বিনাশের জন্যে তারা দো'আ প্রার্থনা করতো । এর জওয়াবে বলা হয়েছে, যে লোক তোমাদেরকে সত্য ও ন্যায়ের দিকে 
আহ্বান জানাচ্ছেন তিনি ধ্রংসই হন কিংবা আল্লাহ্‌ তাঁর প্রতি দয়া-অনুধহ প্রদর্শন করুন, তাতে তোমাদের ভাগ্য পরিবর্তিত 
হওয়ার কি কারণ থাকতে পারে। তোমাদের নিজেদের সম্পর্কেই তোমাদের চিন্তা-ভাবনা করা উচিত। খোদার আযাব 
যদি তোমাদেরকে পরিবেষ্টিত করে তা হলে তা হতে তোমাদেরকে কে রক্ষা করবে? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে 
এবং যারা তার উপর আস্থা স্থাপন করেছে, তোমরা তাদেরকে পথভ্রষ্ট মনে করছো। কিন্তু সত্য ব্যাপার যে কি, তা 
একদিন অবশ্যই উদ্ঘাটিত হবে। 

সূরার শেষদিকে লোকদের সামনে একটি প্রশ্ন তুলে ধরা হয়েছে। আর এই বিষয়ে চিন্তা-ভাবনা করার জন্যে 
তাদেরকে বলা হয়েছে। প্রশ্নটি হলোঃ আরবের উষর-ধূষর মরুভূমি ও পর্বত-সংকুল অঞ্চলে তোমাদের জীবন যে পানির 
ওপর একান্তভাবে নির্ভরশীল তা একটি স্থান হতে উৎসারিত হয়েছে। এ পানি যদি যমীনে নেমে অদৃশ্য হয়ে যায় তাহলে 
আল্লাহ্‌ ছাড়া আর কে তোমাদেরকে এই সঁক্গীবনী এনে দিতে পারে? 


লস 


ERT 


LEEDS ০০০০০০০০০০০ 


{ 


৬৭ সূরা মূলক ৯০ পারা 


[RAS SSS SSS ASC ar COA ASN AS DODD DDO DDD DDD DY 


সা 


342d 49 2৪ 
৩৩৬৬১) উ১৮০ (৭০) 


মক্কী আল মুল্ক সূরা (৬৭) 


6৮০5 BECP 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াবান আল্লাহ্র নামে (শক) 


ক্ষমতাবান কিছুর সব উপর তিনিই এবং কত্ত যার হাতে সেই (সত্তা) বড় বরকতময় 


পণ 2 পাঠা 1 EEA LA A300 ৮৮ 32 NN 
- (৩০৯) এ হযে চত ১০৬ (১১৯ (৬ 
সর্বোত্তম ০ ০০০১৭ জীবন এবং মৃত্য সৃষ্টি করেছেন : খিনি 


Med Err 1) প রি 2 4 ৮522৫ 25 পাত, পা 
৮৩,৬৬৮ ৮০০৪৩ এ ৪06 22 2 

217 ১৮122 12৫ ৯1৫ 2% 
2১১১৩ 2953 


কি দৃষ্টি শক্তি ফিরাও অতএব অসংগতি কোন দয়াবানের সৃষ্টির মধ্য 


EASA 
শা 


১। অতীব মহান ও শ্রেষ্ঠ সেই সভা, যাহার মুঠির মধ্যে রহিয়াছে ( সম ) কর্তৃত্ব- 

২১২১১৮২ সৃষ্টিলোকের) কর্তৃত্ব-সার্বভৌমত্ব। প্রত্যেকটি 
২। তিনিই মৃত্যু ও জীবন উদ্ভাবন করিয়াছেন, যেন তোমাদিগকে পরখ করিয়া দেখিতে পারেন যে, তোমাদের মধ্যে 
আমলের দিক দিয়া সবৌত্তম ব্যক্তি কে২ঃ তিনি যেমন সর্বজয়ী শক্তিমান, তেমনি ক্ষমাশীলও। 


৩। তিনিই স্তরে স্তরে সচ্জিত সপ্ত আকাশ নির্মাণ করিয়াছেন। তোমরা মহা দয়াবানের সৃষ্টিকর্মে কোনরূপ অসংগতি 
পাইবে নাও। দৃষ্টি আবার ফিরাইয়া দেখ, কোথায়ও কোন দোষ-ক্রটিঃ দৃষ্টিগোচর হয় কি? 


অর্থাৎ যা ইচ্ছা তা করতে পারেন। কোন কিছুই তাঁকে অক্ষম করতে পারে না যে, তিনি কোন কাজ করতে চাইবেন,আর তা করতে পারবেন না। 
অর্থাৎ মানুষকে পরীক্ষা করার জন্যে এবং কোন মানুষের কাজ বেশী ভাল তা দেখার জন্যে তিনি দুনিয়াতে মানুষের জীবন-মরণের পরস্পর শুরু করেছেল। 
মূলে আরবী শব্দ ব্যবহৃত হয়েছে। এর অর্থ অসংগতি, একটি জিনিসের অন্য জিনিসের সংগে মিল লা খাওয়া। যুগলের মধ্যে অমিল হওয়া। 


)।- মূলে আরবী শব্দ ব্যবহৃত হয়েছে, যার অর্থ ফাটল, ফাক, ছি,সর্ঘভা, ভগন হওয়া। অর্থাৎ সারা বিশ্বের সংযোগ- সূত্র এরূপসস্পন্ন এবং যমীনের একটি অণু 
থেকে আর্ত করে বিশাল মহান ছায়াপথসমূহ পর্যন্ত প্রতিটি জিনিস এরূপ সুসংবদ্ধ যে, কোথাও বিশ্ব-শৃংখলার মধ্যেকার পারম্পর্য তংগ হয় লা। তোমরা যতই 
অনুসন্ধান কর না কেন, তোমরা কোন স্থানেই এই শৃখলা-ব্যবস্থায় সামান্যতম ছিদ্র বা ক্রটি পাবে না। | 


১০০৮222222৮ NNN 2 


৫৩৩5৫5৩৩552 STS 22ST CSOT TE CLT TENS PCTS TELAT ELS STL ELAS ELS TS 


৬৭ সূরা মূলক ৯২ পারা ২৯ 


7২০৩০৩৩০৩০৩ 222 


টির 


নাধিলকরেন নাই আমরা বলে এবং আমরা মিথ্যারোপ তবে সতর্ককারী আমাদের এসেছিল অবশ্যই হাঁ তারা বলবে 
ছিলাম করেছিলাম (কাছে। 


ডা 2৩ এ GS) ৩ 


টি ও 605 54 


১ আমরা 


ZH do ১:55 ৮৯৮2০ (৩ Ee 12205 


যারা নিশ্চয় কে বিডি অভিশাপঅতএব তাদের অপরাধকে রে এভাবে 


৫১52 


/ 520 রর 24 


bf 46% ও 9৯2 ৪ ৩৪ 6 ০০৪৯ 


সপ ৯১১১ AY CREATE Aa a TARE আপা ২১১১ ১৯ সপ পা I> 


১- ৫ রত 2৫5৫ রর 


০১০৬০) ৩১ ৫ 41 ৮৩ ১৫+ 


অন্তরগুলোর অব সিনে খুব জ্ঞাত তিনিনিশ্চয়ই ১ 756, 


APE Tava 


৯। তাহারা জওয়াবে বলিবেঃ হ্যা, সাবধানকারী আমাদের নিকট আসিয়াছিল বটে; কিন্তু আমরা তাঁহাকে অমান্য ও 
অবিশ্বাস করিয়াছি এবং বলিয়াছি যে, আল্লাহ কিছুই নাযিল করেন নাই’ । আসলে তোমরা খুব বেশী গুমরাহীতে নিমজ্জিত 
হইয়া আছ। 


১০। আর তাহারা বলিবেঃ "হায়, আমরা যদি শুনিতাম ও অনুধাবন করিতাম তাহা হইলে আমরা আজ এই দাউ দাউ 
করিয়া ভ্বলিতে থাকা আগুনের উপযুক্ত লোকদের মধ্যে গণ্য হইতাম না’ । 


১১। এইভাবে তাহারা নিজেরাই নিজেদের অপরাধের কথা স্বীকার করিয়া লইবে। এই দোজখীদের উপর অভিশাপ! 
১২। যাহারা নিজেদের অদেখা খোদাকে ভয় করে, নিশ্চয়ই তাহাদের জন্য আছে ক্ষমা ও অতিবড় শুভ ফল। 


১৩। তোমরা চুপেচাপে কথা বল কিংবা উচ্চস্বরে (উভয় অবস্থাই আল্লাহর জন্য সমান) তিনি তো মনের নিভৃত গহনের 
অবস্থা পর্যন্ত জানেন। 


পিচে 


[Yd 
aT CY SAA UAT AL ACL CALA 


Ee ই 
খে এ বব ক (এ সা ৫ চে ৬ ৮৬ ATAYa ৯০ এ ক এন ০ এ এত ৯ ডা ৬ ছাএ ৮ ১৯৯০১৬৬৮১৯১ ৯৮০৮১৮৮৯৬৯৯ ৯৮৩৬ 


AAS ASS CSU CEST ECON ANA a AAAS ১৩৩০১০০০০১১ 


বৃ 
নু 
সি] পে পরা 25 পাঠ OE 5 ১১45 4১ প্ঠ ৪ রবে 2 পা BA পর্ণ 
ধরছে ৯১ © A ৮280) ৯৯ 2 ৮০০৬ ৩০ ৩৪ ৯ 
[08 যিনি তিনিই খুব অবগত সৃস্মদৰ্শী তিনি অথচ সৃষ্টিকরেছেন যিনি তিনিজানেন না কি 
১2 ৬ 5 2452 Af পা ০৯ 5৫০৫ CEL প০৫? BAY 
4353 ০০ 156 5 6 ৯৯০৬ ১/৯১ ০০১৭), ~~ 
তার রিযক থেকে তোমরা খাও এবং তার বক্ষের উপর তোমরা অতঃপর অধীন ভূতলকে তোমাদের জন্যে 
চল 
4 224 শর্ট ৫৮৮ 2 অহ ৫ 25 ECE 
5S Of NG ৩ (৮০? )৯১৯) 42৭ 5 


ধসিয়েদেবেন আসমানে আছেন (তাঁর থেকে)তোমরা নিরাপদ কি তাঁরইদিকে এবং 
যে যিনি হযে পুনরুথ ন তাঁরই 


(৯ 2 222424 2৮৫ 614 { 272, 4 
৮] 0 ৩2 2১24৬ INI BEL ০৪০৭ পে 
আসমানে 


কে আছেন তাঁর থেকে) তোমরা নির্ভর অথবা কাঁপবে 


হয়েছে 
EX রি পার্ট ঠা এত পার্টির ৮ A BAA ও 26 2 
৬ 32৬৩ 
995 ES ০৮৮৩৫ ৮৮৪৩ তত ১৩ 


তা তখনঅতঃপর মাটিকে তোমাদেরসহ 


আমার সতকীকিরণ কেমন তোমরা জানবে তখন কক্করবর্ধীঝঞ্জা তোমাদের উপর পাঠাবেন থে 


১৪ তিনিই কি জানিবেন না যিনি সৃষ্টি করিয়াছেন? অথচ তিনি অতীব সৃক্ষদর্শী ও সুবিজ্ঞ। 


১৫। সেই আল্লাহই তোমাদের জন্য ভূতলকে অধীন বানাইয়া রাখিয়াছেন, তোমরা চলাচল কর উহার বক্ষের উপর এব" 
ভক্ষণ কর খোদার রিয্‌ক; তাহারই নিকট তোমাদিগকে পুনর্জীবিত হইয়া যাইতে হইবে। 


১৬। তোমরা কি নির্তয় হইয়া গিয়াছ সেই মহান সত্তা সম্পর্কে, যিনি আকাশে রহিয়াছেন”, তিনি তোমাদিগকে যাটিধ 
মধ্যে বিধ্বস্ত করিয়া দিবেন এবং এই ভূতল সহসা হ্যাচকা টানে টল-টলায়মান হইয়া কাঁপিতে শুরু করিবে? 


১৭। তোমরা কি এই ব্যাপারে নির্ভয় হইয়া গিয়াছ যে, যিনি আকাশে রহিয়াছেন তিনি তোমাদের উপর প্রস্তর বর্ষণকারী 
প্রবল বায়ু প্রবাহিত করিবেন? পরে তোমরা জানিতে পারিবে যে, আমার সতকাঁকরণ কি রকম হইয়া থাকে। 


৭। দ্বিতীয় প্রকারের অনুবাদ এও হতে পারেঃ “তিনি কি নিজের সৃষ্টিকেই জানবেন না?” 


৮। এর মর্ম এ নয় যে, আল্লাহতা' আলা আসমানে থাকেন বরং এক বিশেষ দৃষ্টিভংগীতে এ কথা বলা হয়েছে-মানুষ যখন নিজেকে খোদার দিকে রুজু করতে চায় 
তখন স্বাভাবিকভাবেই সে আসমানের দিকে তাকায়, দোয়া শ্ার্থনা করতে হ'লে সে উর্ধে হাত উঠায়। বিপদের সময় যখন সে সব আশ্রয় থেকে নিরাশ হয় তখন 
সে আসমানের দিকে মুখ তুলে খোদার কাছে ফরিয়াদ গ্ানায়। কোন আকম্িক বিপদাপাদ ঘটলে মানুষ বলে, "উপর থেকে বিপদ নাযিল হয়েছে।' 
অস্থাতাবিকভাবে পাওয়া জিনিস সম্পর্কে মানুষ বলে-'এ উর্ধলোক থেকে এসেছে' | আল্লাহতা' আলার প্রেরিত কিভাকসমূহকে আসমানী কিতাব বলা হয়। এখব 
কথা হতে স্পষ্টন্ূপে প্রকাশ পায়, মানুষ যখন ঘোদা সম্পর্কে ধারণা করে তখন তার খেয়াল নিচে যমীনের দিকে নয় বরং উপরে আসমানের দিকে যায়: এ 
ব্যাপারটি মানুষের প্রকৃতিগত। | 


L 
কুহু সুজ oS: 


৬৭ সূরা মূলক ___ ৯৪. ২ 


PARRA ৯৯৯৯৯৯৯৯৯৯১ 


AZ hE te 3 


Ade ioe AMES lo 


হরে তোমাদের জন্যে সৈন্যবাহিনী সেই 
আছে 


রঃ রি 855 16 ভি চা 


এমন অুত্ছঅথবা ধোকার মধ্যে এছাড়া অমান্াকারীরা 
৬:৯৪ 25 ১56৫ গর পির 2 পা ৮ ৩৫ 

এ 12 ই ০২ ও 4১) Sl) 
রর রে z 


তারা 
এবং খোদাদ্বোহিতার মধ্যে অবিচল বরং তাঁর রিযক তিনি বন্ধ করেন 


১৮। ইহাদের পূর্বে অতীত হইয়া যাওয়া লোকেরা তো অমান্য ও অবিশ্বাস করিয়াছে। লক্ষ্য কর আমার পাকড়াওটা কত 
কঠিন ও কঠোর ছিল। 

১৯। এই লোকেরা কি নিজেদের উপর উড়ন্ত পাখীগুলিকে পক্ষ বিস্তার করিতে ও গুটাইয়া লইতে দেখে না? মহান রহমান 
ছাড়া উহাদিগকে অন্য কেহ ধরিয়া রাখে না। তিনিই সব জিনিসের সংক্ষক। 

২০। বল, তোমাদের নিকট এমন কোন সৈন্যবাহিনী প্রস্তুত হইয়া আছে যাহারা রহমানের বিরুদ্ধে যাইয়া তোমাদিগকে 
সাহায্য করিতে পারে? সত্য কথা এই যে, এই অমান্যকারীরা ধোঁকায় পড়িয়া রহিয়াছ। 

২১। অথবা বল, তোমাদিগকে কে রিয্‌ক দিতে পারে রহমানই যদি তাঁহার রিষৃক দান বন্ধ করিয়া দেন? আসল কথা 
হইল, এই লোকেরা খোদাদ্রোহিতা ও সত্য পরিহার করার উপর অবিচল হইয়া আছে। 


| ৯। দ্বিতীয় প্রকার অনুবাদ এও হতে পারে- “রহমান স্থড়া কে আছে যে, তেমাদের সৈন্য হয়ে তোমাদের সাহায্য করে?” 


৫ To OT aD nA a CCE ar aT 2 AT AD ATA TDD ATE DDT DDD 


উকি ৯৮৯০৩ 


ARATE TNT ডন 


রর ৫ 2৬৫ চা ed = 27 পা ZL পে 202 ad 
৯৭ Ged ৩৮ GUS দঃ ০৬ Ged ৩ 
সোজাসুজি চলে যে অথবা অধিক সত্য পথধাপ্ত তার মুখের উপর অধঃগতি চলে | 
বৃ 
nt ৫ 221 11 fA 
০৩৯ 2৮ ৪ ৬৩ % Sor 5 (৬৮ 
দিয়েছেন এবং তোমাদের সৃষ্টি করেছেন রে তিনিই বল উপর 


5S 


©0535 UII, 5939 2 4 2 
তোমরা শোকর কর যা কমই রা এবং দৃষ্টিশক্তি ও শ্রবপশক্তি তোমাদের 


2 565০5 ৪৪, 2০৭13 BBS GH 2 ৫ 
এবং ভোমাদোর পিতা রারীদিকে এবং পৃথিবীর ০88 যিনি তিনিই বল 
০১৩ ৩১০ নতি 6৯905 


শুধুমাত্র তুমি বল তোমরা হও যদি প্রতিশ্রুতি এই কখন তারা বলে 


52 ৫ পি 


ও ৩০৯০ 2 ৩০ ড ক) 2 4) is 


Ee I fe এ 


হ২। খানিকটা ভাবিয়াই দেখ না, যে লোক উল্টা দিকে মুখ করিয়া চলিতেছে১০ সে অধিক সত্য পথপ্রাপ্ত, কিংবা যে লোক 
মাথা উঁচু করিয়া সোজাসুজি একটি সমতল সড়কের উপর দিয়া চলিয়া যাইতেছে? রা 
২৩। ইহাদিগকে বল, কেবল আল্লাহই .তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন, তোমাদিগকে শুনিবান্ণ ও দেখিবার শক্তি দান 
করিয়াছেন এবং চিন্তা-গবেষণা-অনুধাব্নকারী দিল্‌ দিয়াছেন। কিন্তু তোমরা তো খুব কমই শোকর আদায় করিয়া 
থাক১১। 

২৪। এই লোকদিগকে বল, কেবল আল্লাহই তোমাদিগকে ভূতলে ছড়াইয়া দিয়াছেন আর তাঁহারই দিকে তোমাদিগকে 
পুটাইয়া৷ লইয়া একত্রে উপস্থিত করা হইবে। 


২৫। এই লোকেরা বলেঃ "তোমরা যদি প্রকৃতই সত্যবাদী হইয়া থাক, তাহা হইলে বল, এই প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত 
হইবে? 
২৬। বলঃ এই বিষয়ের জ্ঞান তো আল্লাহর নিকটই রহিয়াছে। আমি তো শুধু সুস্পষ্ট ভাষায় সাবধানকারী মাত্র। 


১০। অর্থাৎ পশুর ন্যায় মুখ নিস্নমুখি করে ঠিক সেই পথ রেখা ধ'রে চলে যাচ্ছে যে রেখা বরাবর কেউ তাদেরকে চালিয়ে দিয়েছে। 


১১। অর্থাৎ আল্লাহতা' আলা জ্ঞান, বুদ্ধি, শ্রবণ ও দৃষ্টিশক্তির নে' আমতসমূহ তোমাদেরকে সত্যকে চিনবার ও জানবার জন্যে দান করেছিলেন কিন্তু তোমরা 
অকৃতজ্ঞতা প্রকাশ করছো;-এই নে' আমতখুলো দ্বারা তোমরা সব রকমের কাঙ্জসম্পন্ন করছো কিন্তু মাত্র সেই একটি কাই সম্পাদন করছো লা, যে কাছের 
জন্যে এলো তোমাদেরকে দান করা হয়েছিল। 

৩৬৩ ৬৩২০০০০১০১১ রর 


৮১১০১৯৮১৯০১ 


৩৩৩ 


Dn SA 


A 


৬৭ সূরা মুলক i পারা২৯ 
হ্যারি এপ একো AVA" এ ক ০ aA avira ৯২৯ ৯০৯ TATA ছু AN at এ ক এ ৮ ৬ দে ৮৩৯ ৮৪০ ১ 
f 
2৯৯ পা BLP পাঠ তি রা ৫৫12. ৪ 14 0 
১৪ 51 ৩:১৮) ৩৯৯১ ৬৩৪ 22S 535 
তি এবং অস্বীকার করেছে (তাদের) যারা মুখগুলে৷ মলিন হবে নিকটে দেখবে যখন পরে . 
AeA 24 2 এ ঠাপ 212 A এ ৫৫ বের 2 ৩ 4 
[০৮৬ ৩১ 2৪ ০১৪ ০৯৩৩ ৭3 HS Sy ৷ ৬৯ 
আমাকে ধ্বংসকরেন যদি হলা বদ দাবী করতে তা সম্পর্কে তোমরা ছিলে যা (সেই) এই 
পাও ১ | 223 2 2 পারত পাপা পা WM পার্ট ঠা পা ১ : 
৩৮৯ ৯9 ৩ ৩০৪) ১ (8৮০ ৩০ 2 | 
অশ্বীকারকারীদের .' আশ্রয়দেবে কে কিন্তু পতি কেন অথবা আমারসাথে যারা এবং আল্লাহ 
FA 44 24 Lr 
তত ৬৩০ ১৯৯১) 2১ ৪49 le 
% 


1 ৮ 
রহমান তিনিই বলো অত্যন্ত পীড়াদার়ক আযাব 


ক (3 ৩ পা And ১৫ পর 


গুমরাহীর মধ্যে সে কে এতামরা জানতে শীঘই অতএব 
পারবে 


১162 HC RSS) 


কে তবে ডুগর্ভন্থ তোমাদের পানি হয়ে যায় যদি 


: 
: 
” 
; 
K 


২৭। পরে তাহারা যখন এই জিনিসকে নিকটে উপস্থিত দেখিতে পাইবে তখন উহার অবিশ্বাসী-অমান্যকারী লোকদের 
মুখাবয়ব বিকৃত হইয়া যাইবে। আর তখন তাহাদিগকে বলা হইবে যে, ইহাই সেই জিনিস যাহার জন্যে তোমরা তাকীদ 
দিয়া বলিতেছিলে। 


২৮। এই লোকদিপকে বল, তোমরা কি কখনও এই কথা ভাবিয়া দেখিয়াছ যে, আল্লাহতা” আলা চাই আমাকে ও আমার 
সংগী-সাথীগণকে ধ্বংস করিয়া দেন কিংবা আমাদের প্রতি দয়! প্রদর্শন করেন, কিন্তু কাফেরদিগকে তীব্র পীড়াদায়ক 
আযাব হইতে কে রক্ষা করিবে১২? / 


২৯। এই লোকদিগকে বল, তিনি বড়ই দয়াবান, তাঁহারই প্রতি আমরা ঈমান আনিয়াছি আর তাঁহারই উপর আমাদের 
নির্ভরতা। খুব শীঘই তোমরা জানিতে পারিবে যে, সুস্পষ্ট গুমরাহীর মধ্যে নিমজ্জিত হইয়া আছে কে? 


৩০। এই লোকদিগকে বলঃ তোমরা কি কখনও এই কথা ভাবিয়া দেখিয়াছ যে, তোমাদের কৃপের পানি যদি যমীনে 
তলাইয়া যায়, তাহা হইলে এই পানির প্রবাহমান ধারাসমূহ তোমাদিগকে কে বাহির করিয়া আনিয়া দিবে? 


১২। মরা শরীফে যখন রসূলুল্লাহ (সঃ) দ্বীনের দাও” আতের কান্ত শুরু করেছিলেন এবং কুরাইশ গোক্রের বিভিন পরিবার ও বংশের লোকের; ইসলাম গ্রহণ করতে 
আৱস্ভ করেছিল তখন হুযুর (সঃ) ও তার সহচরদের প্রতি ঘরে ঘরে অভিশাপ দেয়৷ হতে লাগলো, জাদুটোনা কর! হ'তে লাপলো যাতে তারা ধ্বংস হয়ে যান 
এমন কি হত্যার পরিকল্পনাও চিন্তা কর! হ'তে লাগলো। এই পরিপ্রেক্ষিতে এখানে এ কথা বল! হয়েছে-এই লোকদেরকে বলঃ আমরা ধ্বংস হয়ে যাই ঝা 
খোদার অনুগ্রহে আমরা বেঁচে থাকি তাতে তোমাদের কি লাভ? তোষর। নিজেদের ভাবনা তাব-__ খোদার আযাব থেকে তোমরা কিরূপে বাঁচবে? 


ডিও (০৫৫৫৩ 


হু হু সুুসুস্ কুহু 


be 


ATA TAA VATA aaa" at সপ ৯ ৯ ৯১১ %৯ ৬. ৮১. রি ৯১ ATA ৯১১৯৯১৯১৯৯১ TTD TPT DT RL 


৬৮ সূরা কালাম ৯৭ 
৩৩৩৩৩225225 


সূরা আল-কালাম 
A নামকরণ 
এ সূরাটির নাম দু’টোঃ 'নূন’ ও 'আল-কালাম' । এ দু'টো শব্দই সূরার শুরুতে উদ্ধৃত রয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


এ সূরাটিও মন্ধাশরীফের প্রাথমিক পর্যায়ে নাযিল হওযা সূরাসমূহের মধ্যে অন্যতম। তবে এতে আলোচিত বিষয়াদি 
হতে স্পষ্ট বুঝতে পারা যায় যে, মক্কাশরীফে ঠিক যে সময় রসূলে করীমের (সঃ) বিরুদ্ধতা ও তার সঙ্গে শত্রুতা অনেকটা 
তীব্র হয়ে উঠেছিল, আলোচ্য সূরাটি ঠিক সে সময় নাযিল হয়েছিল। 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


সূরাটিতে তিনটি মূল বিষয় আলোচিত হয়েছে। তা হলোঃ বিরু্ধবাদীদের নানা গশ্ন বা আপত্তির জবাব, তাদেরকে | 
সতকীকিরণ ও সদুপদেশ দান এবং রসূলে করীম (সঃ)কে ধৈর্য, স্থৈর্য, দৃঢ়তা ও অবিচলতার উপদেশ দান। শুরুর কথায় 
রসূলে করীম (সঃ)কে সম্বোধন ক’ রে বলা হয়েছে যে, এই কাফেররা তোমাকে 'পাগল’ বলে অথচ তৃমি,যে কিতাব পেশ 
করছো এবং নৈতিকতার যে উচ্চমানে তুমি অধিষ্ঠিত, তাই এদের এ মিথ্যা কথা-বার্তার প্রতিবাদের জন্য যথেষ্ট । সেদিন 
খুব দূরে নয় যখন প্রকৃত পাগল কে বা কারা তা সকলেই দেখতে পাবে। অতএব তোমার বিরুদ্ধে বিরুদ্ধতার যে প্রচন্ড 
তুফানের সৃষ্টি করা হচ্ছে, তার কোন চাপই তুমি কখনই মেনে নেবে না। ভুমি কোন না কোনভাবে নমনীয় হ'য়ে তাদের 
: সঙ্গে সন্ধি-সমঝোতা (০৷pr০m৷i5€) করে নাও, কেবল মাত্র এ উদ্দেশ্যেই তোমার বিরুদ্ধে এসব কথা বলা হচ্ছে। 
এছাড়া তার অন্য কোন কারণ নেই। 


দ্বিতীয় পর্যায়ে নামের উল্লেখ না করেই বিরুদ্ধবাদীদের মধ্যের একজন প্রখ্যাত ব্যক্তির চরিত্র উপস্থাপিত করা হয়েছে। 

মক্কার লোকেরা সকলেই সেই ব্যক্তিকে চিনতো। তখন নবী করীমের (সঃ) পবিত্র ও স্বচ্ছ চরিত্রও সকলের সম্মুখে উজ্জ্বল 

J ও উদ্ভাসিত হয়েছিল। তাঁর বিরুদ্ধতায় মক্কার যে সরদার সর্বাগ্রবর্তী তার সঙ্গে কোন্‌ স্বভাব-চরিত্রের লোক শামিল 
.রযেছে, প্রত্যেক দৃষ্টিবান ব্যক্তি তাও লক্ষ্য করতেছিল। 


এর পর ১৭-৩৩ আয়াত পর্যন্ত একটি বাগানের মালিকদের দৃষ্টান্ত পেশ করা হযেছে। এ লোকেরা আল্লাহর নিকট হতে 
.নি' আমত লাভ করেও তাঁর না-শোক্রি করেছে। আর তাদের মধ্যে যে ব্যক্তি সবৌত্তম তার উপদেশ-নসীহত অগ্রাহ্য 
করেছে। ফলে শেষ পর্যন্ত তারা সে নি'আমত হতেই বঞ্চিত হয়ে গেল। অতঃপর তাদের সবকিছু যখন বরবাদ হয়ে গেল 
এবং তারা সর্বসান্ত হলো, তখনই তাদের চক্ষু উন্মীলিত হলো। এ দৃষ্টান্তটি দিয়ে মন্কাবাসীদিগের সাবধান ও সতর্ক 
করতে চাওয়া হয়েছে। তাদেরকে বুঝাতে চাওয়া হয়েছে যে, রসূলে করীমের (সঃ) আগমনের ফলে তাদের এক কঠিন 
পরীক্ষার সম্মুখীন ক'রে দেয়া হয়েছে, যেমন পরীক্ষার সম্মুখীন হয়েছিল এই বাগানের মালিকরা। তোমরা যদি রসূলে 
করীমের (সঃ) উপস্থাপিত শিক্ষা ও আদর্শ মেনে না নাও, তাহলে দুনিয়ায়ও তোমাদের আযাব ভোগ করতে হবে, আর 
পরকালে-যে আযাব ভোগ করতে হবে তা তার থেকেও অধিক কঠিন ও ভয়াবহ। 


৩৪-৪৭ নম্বর আয়াতসমূহে কাফেরদেরকে ক্রমাগতভাবে উপদেশ-নসীহত করা হয়েছে। এ পর্যায়ে কোথাও 
সরাসরিভাবে তাদেরকে সম্বোধন ক'রে কথা বলা হয়েছে, আবার কোথাও রসূলে করীম (সঃ)কে সম্বোধনপূর্বক তাদেরকে 


০৩৩2১১৯৯৯৩৯ 
5১ 


SEERA 


LNA av ১ ৬ সপ ০ চা ১২ ৯১১ aD 


পর 
১ পর 


এর 


শে 


(১৬ 


9১ 


লজ তত ১১৪৯০১০১৮০১০০০০০৯৯০৯১ 
৫৩০৫৫০২০২০৯ = 


ৃ 
ৃ 
ৃ 


হু 


0০44০ 


fh EEE EMEC CET Ee SEE EEE পেতে চায় আল্লাহ্‌ তাদের সঙ্গে ঠিক 
সেরূপ আচার-আচরণ গ্রহণ করবেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কাফেররা এরূপ ধারণা ক'রে থাকলে তা নিতান্তই ভুল 
ধারণা। এরূপ ধারণা যে সত্য তার কোন নিশ্চয়তাও তাদের কাছে নেই। যে লোকদের দুনিয়ায় খোদার সম্মুখে অবনত 
হবার দাওয়াত দেয় হচ্ছে, অথচ তারা এ করতে প্রস্তুত হচ্ছে না, তারা কিয়ামতের দিন আল্লাহর উদ্দেশ্যে সিজ্দা করতে 
চাইলেও তা করতে পারবে না। ফলে পরম লাঞ্চ নাময় পরিণতির সম্মুখীন হওয়া তাদের জন্য অবধারিত। কুরআন 
মজীদকে অমান্য-অগ্রাহ্য ক'রে-_ অসত্য মনে ক'রে খোদার আযাব হ'তে তারা কিছুতেই রক্ষা পেতে পারে না। দুনিয়ায় 
অবশ্য তাদের যথেষ্ট টিল ও সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। আর এরই দরুন তারা বিরাট ধোঁকায় পড়ে গেছে। তারা মনে 
করছে, কুরআন ও রসূল (সঃ)কে অমান্য-অগ্রাহ্া করার পরও যখন তাদের ওপর কোনরূপ আযার আসছে না, তখন তারা 
নিশ্চয়ই নির্ভুল পথে আছে। অথচ প্রকৃত অবস্থা এই যে, তারা অজ্ঞাতসারে কঠিন ধ্বংসের দিকে তীর গতিতে চলে যাচ্ছে। 
আসলে রসূলে করীমের (সঃ) বিরন্ধতা করার কোন যুক্তিসংগত কারণই নেই৷ কেননা তিনি তো এক নিঃস্বার্থ দ্বীন- 
প্রচারক মাত্র। তিনি তাদের নিকট হ'তে নিজে কিছুই পেতে চান না। আর হযরত মুহাম্মদ (সঃ) আসলে আল্লাহর রসূল 
ন'ন এবং তিনি যা কিছু বলছেন তা ভুল এ ধরনের কোন দাবী করাও কাফেরদের পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে একবিন্দু 
জ্ঞানও তাদের নেই। 


সর্বশেষে রসূলে করীম (সঃ)কে বিশেষ হেদায়াত দেয়া হয়েছে। বলা হয়েছে, আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত দ্বীন 
প্রচারে যত কঠোরতা ও দুঃখ-কষ্ট্েরই সম্মুখীন হতে হোক না কেন, তা যেন তিনি অপরিসীম ধৈর্য ও সহনশীলতার 
মাধ্যমে অতিক্রম করে যান। কেননা, ধৈর্যহীনতা বিপদের কারণ। হযরত ইউনুস (আঃ) এই ধৈর্যহীনতার দরুনই কঠিন 
বিপদে নিপতিত হয়েছিলেন। অতএব এ ধৈর্যহীনতা তাঁকে অবশ্যই পরিহার করতে হবে। 


না ১৯ ্‌ পারা২৯ 


মক্কী আল-কালাম সূরা (৬৮) A> 
2 2 তা 
৬৪ 
Plott ৫ ld 
অতীব মেহেরবান অশেষ দয়াবান আল্লাহ্র নামে 
Y/ 32922 ই) Ae 
CG OGEL LU 2 OF 
তারা লিখছে যা এবং কলমের নুন 
2220 AI ও Pd 


এ ৩ OURAN 3 9)2 


মহন নি নিরবচ্ছিন্ন পুরন্কার অবশ্যই তোমার নিশ্চয় এবং 
AY 233 23 প অঙ্ 2 


2 ৩ 8)9 62859 255 © (৩১৮০৪, 2 resi 


তিনিই তোমার রব নিশ্চয় বিকারধন্ত তোমাদেরমধ্যেকে তারা দেখবে এবং তুমি দেখবে অতএব 


৫১৫2৮ ১৫১৫৫ ৫ 
30৪০৬ ৮৩ ০১2৯৭ OF 
পথ প্রা্থদেরকে খুবজানেন তিনিই আর ভার পথ 
বা 
মোট আয়াতঃ ৫২, মেটি রুকুঃ ২ 
দয়াবান মেহেরবান আল্লাহ'র নামে 
১। নূন, কলমের শপথ, লেখকগণ যাহা লেখে উহার শপথ?! 
২। তুমি তোমার খোদার অনুগ্রহে পাগল নও২। 


৷ আর নিশ্চয়ই তোমার জন্য এমন শুভ কর্মফল রহিয়াছে সি নিঃশেষ হইবার 
৪। ইহাতে সন্দেহ নাই যে, ৯৮১৮৮1৭৯১৮৬ ০ 9 
৫। খুব শীঘ্রই তুমিও দেখিতে পাইবে, আর তাহারাও দেখিবে, 
৬। তোমাদের মধ্যে আসলে কে পাগলামীতে নিমজ্জিত । 
৭। তে যোহ তাহাত ত হক ক ক ছে আর কোন্‌ সব 


(552০ 


র 
্‌ 
হে 
| 
ৃ 


এপ, LDS aA AAA aM APTA AMT. 


এখানে বাহাত সম্বোধন রসূলুল্লাহ (সঃকে করা হলেও আসল উদ্দেশ্য হচ্ছে মক্কার কাফেররা যে, রসূলুল্লাহ (সঃাকে পাগল ব'লে মিথ্যা অপবাদ দিতো তার 
প্রতিবাদ কর! ও উত্তর দেয়া। মর্ম হচ্ছে, অহী- লেখকদের হাতে যে কুরআন লেখা হচ্ছে সেই কুরআন নিজেই তাদের এই মিথ্যা অপবাদ খন্ডলের জন্যে যথেষ্ট। 

অর্থাৎ রসূলুল্লাহ (সঃ) খোদার সৃষ্টির হেদায়াতের জন্যে যে চেষ্টা-সাধন। করে চলেছেন তার উত্তরে তাঁকে যেরূপ যন্ত্রপাদায়ক কথা শুনতে ও সহ্য করতে হচ্ছে 
এবং ত! সত্বেও তিনি যে নিজ কর্তবাসম্পন্ন করে চলেছেন সেহেতু তাঁর জন্যে অসীম ও অবিনশ্বর পুরষ্কার বর্তমান আছে। 

অর্থাৎ কুরআন ছাড়া তাঁর উচ্চমানের নৈতিকতা এবং উন্নত চরিতরও এ কথার সুস্পষ্ট প্রমাণ যে, কাফেররা তাঁর উপর পাগল হওয়ার যে অপবাদ দান করেছে, তা 
মাজিলে শিং জারা টিক চারিত্রিক মহত্ব এবং পাগলামি কখনও একত্র সমাবিষ্ট হতে পারে না। 


৬৮ সূরা কালাম ১০০ পারা২ 


৮৩৩৩২৩০৩৩৫২ 
AIS ঠাপ 


2 223 ৰ 20.৮ OTE 
<) 29৮১৬ ৩১৩৩ 2 15১১০ US 
না৷. এবং তারা নমনীয়হতব' তবে তুমি নমনীয় হও যদি তারা চায় মিথ্যারোপকারীদের 
5 রত 
Ge ৩ 1954৮ is N26 5১৪ ১১২ ৫ চি 
রে ঘুরে বেড়ায় নিন্দকারী লাহি তের bes AEE প্রত্যেক 


SY ৪96 5 ২৪১ ৩০৫ 9০৮ ৬ ০৪ 5১2 2০ AS 


সেছিলো যে (এ কারণে বদজাতও এর পরে দুর্দম চরিত্রহীন পা রর কল্যাণেরজন্যে 


2 0৬ ভা একি IS 9 6 ৩ £ Jes 
৭ ৃ 


লে বলে আমাদের আয়াত তার নিকট ০: যখন 


রি LY ৯৩ ১১৫৫ ৩১৪,2৮5 


আমরা 156 আমরা নিশ্চয়. শুড়ের 


উপর ROA পিবতর 
১৮৫ রি 2 


32625 Ein a 152 | ৯ গা রি 5 


তার সবল তারা শপথ যখন 
করেছিল 


NG Bes BoE Hn Si ৮ 

৯। এই লোকেরাতো চায় যে, গ্রহণ হইলে তাহারাও কিছু গ্রহণ করিতে প্রস্তুত হইবে৫। 
১০৮ LS bs dle Pa ie ১৮১৯১ এ 

১১। যে লোক গালাগাল করে ও অভিশাপ দেয়, চোগলখুরী করিয়া বেড়ায়, 

টি 8৬৬২৪১১৯১১৮ 

১৩। বড়ই অসৎকর্মশীল, দুর্দম, চরিত্রহীন আর এই সবের সংগে সংগে বদ্জাতও- 

১৪। এই কারণে যে, সে বিপুল ধন-সম্পদ ও সন্তান-সন্ততির অধিকারী 

১৫। আমাদের আয়াতসমূহ যখন তাহাকে শুনানো হয়, তখন সে বলে যে, ইহাতো আগেরকালের লোকদের গল্পপ- 
১৬। খুব শীঘ্রই আমরা উহার শুঁড়ের উপর দাগ লাগাইয়া দিব । কাহিনী মাত্র। 
১৭। আমরা ইহাদিগকে (ক্কাবাসীদিগকে) সেইরূপ পরীক্ষায় ফেলিয়াছি যেমন করিয়া একটি বাগানের মালিকগণকে 
পরীক্ষার সম্মুখীন করিয়া 7 আমরা খুব সকাল বেল! অবশ্য অবশ্যই 


ত যৃদৃতা 
০১135 8০55৮ জনতা নি সন করে দের 
এই বাক্যাংশের সম্পর্ক উপরের এক পরম্পরার সংগে হ'তে পারে এবং পরবর্তী বাক্যের সংগেও হতে পারে। প্রথম অবস্থায় এর মর্ম হবেঃ এপ মানুষের দাপট 
তার ধন-জন ও সম্ভান-সন্ততির বহুলত্বের কারণে মেনে নিও না। দ্বিতীয় অবস্থায় অর্থ হবে--জনেক সন্তান-সন্ততি ও সম্পদ থাকার কারণে সে অহংকারে 


স্ফীত হয়ে গিয়েছে, আমার আয়াতসমূহ যখন তাকে শোনানো হয়, সে বলে,-,'এ পূর্বকালের “জলীক গল্প-কথ৷।” 
যেহেতু সে নিজেকে বড় নাকওয়ালা (খুব উচু দরের লোক) মনে করতো সেজন্য তার নাককে “শুড়* বলা হয়েছে। আর নাকের উপর দাগ লাগানোর অর্থ লাস্ছি ত 
ও অপমানিত করা অর্থাৎ আমি ইহকালে ও পরকালে তাকে এরূপ লান্ছি ত ও অপমানিত করবো যে, এই হীনতা থেকে সে চিরদিনের জন্যে কখনোও নিষ্কৃতি পাবে 


র্থাৎ তাদের নিজেদের ক্ষমতা ও নিজেদের আধিপত্যের উপর এতটা ভরসা ছিল যে, তারা কুষ্ঠাহীনতাবে শপথ করে বলে ছিল বে, “আমরা কাল অবশ্যই 
নিজেদের বাগানে ফল তৃলবে।” "যদি আল্লাহ চান তবে আমরা এ কাজ করবোন-_-এ কথা বলার কোন আবশ্যকতা তারা বোধ করলো না। 


৬৩2 5722- 


RASTA NT STS 


ই 


ক 


Sb তু 


‘| হয়ে গেলে ফলে নিদ্রিত অবস্থায় তারা এবং তোমাররবের থেকে রে তারি বিপদঅতএব 
আসপো 


CC dS 22 ঃ নট টে 2 ] 22 2344 43 \ 
Ma oc LE এ ৩ 
চুপে চুপে টা তারা এবং তারাচললে৷ অতঃপর ফসল কর্তনকারী তোমরা হও যদি 


2৫ 2প ৫ w BALL ৮১৫2 642 2/8 2/ 
০৯ টস 5120 &ু 2৮৮৫৫ Fa (4৩০ *) (০) 
# 
নিবৃত্ত করার ব্যাপারে তারাচললো এবং ভিখারী তোমাদের কাছে আজ রি না যে 
(যেল) করবে 


১৩৩ CIS ও ভি LH এ 9৫১৬ 
বরং 


পথভ্রষ্ট অবশ্যই টির তারা বললো তা তারা দেখলো যখন কিম্তু সক্ষম 
2 পো 3A 


Si IS TO Lec O86 G5 


তোমরা তসবিহ করো না কেন তোমাদেরকে আমি বলি নাই কি তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বললো বঞ্চিত 


১৯। রাত্রি বেলা তাহার নিদামগ্র হইয়াছিল, এই সময় তোমার খোদার নিকট হইতে একটি বিপদ সেই বাগানের উপর 


২০। এবং উহার অবস্থা যেন কর্তিত ফসলের মত হইয়া গেল। 
২১। সকাল বেলা তাহারা একজন অপর জনকে ডাকিল 
২২। যে, ফল পাড়িতে হইলে খুব সকাল সকালই নিজেদের ক্ষেতের দিকে রওয়ানা হইয়া চল। 
২৩। অতঃপর তাহারা রওয়ানা হইল। তাহারা পরস্পরে চুপে চুপে বলিয়া যাইতেছিল 

২৪। যে, আজ যেন কোন ভিখারী বাগানে তোমাদের নিকট আসিতে না পারে। 


২৫। তাহারা কাহাকেও কিছু না দেওয়ার ফয়সালা করিয়া খুব ভোরে ভোরে ও তাড়াতাড়ি করিয়া তথায় এমনভাবে 
উপস্থিত হইল, যেন তাহারা (ফল পাড়ার ব্যাপারে) খুব সক্ষম । 


২৬। কিন্তু বাগানটি যখন তাহারা দেখিল, তখন বলিতে লাগিলঃ আমরা নিশ্চয়ই পথ ভুলিয়া গিয়াছি। 
২৭। না, বরং আমরা বঞ্চিতই রহিয়া গিয়াছি। 
ka Lis SLSR BALL আমি কি তোমাদের বলি নাই যে, তোমরা তসবীহ্‌ কর না 


al ০০০০০০০০০১5 
৩555855০০০০ ৯৮৯৯১৯১১৯৯১ 


৩৬০০০৩০৩৩০৩ ৩৩০ ৩শ্ত্ত 


+ 


॥ প্রতি তাদেরএকে তারামুখোমুখি অতএব যালেম আমরাছিলাম নিশ্চিত আমাদেররব 
হলো 


\ A Pd 2৮ 2 2 2, 
[9৫৮ 3, 392 136662538 
" সীমালহঘণকারী পরের 


ছিলাম সামরা নিশ্চয় আমাদের আফসোস তারা বললো তিরম্কার করতে লাগলো 


৬০7০৫ 05৩ ও 8 ৫. 67 ০৮৫5৬ 


. রে চে ৮2৫ ie 2% 2 
৬ GEE GM 
আমাদের রবের - - 

১৫ না পু ৮2 পাট, de পর্ণ ১৬ 
“4 BSS 25৩৫2 DUIS © ০৮৯১ 


অনেক বড় আখিরাতের আযাব অবশ্যই এবং আযাব এমনই 


A 3340 37 


ক Fd 5 ৯৬ পর্ণ পরও পর ১০৮? ও & 
| পিসী সিডি) ৬৯ ৬৫৪৮১, ৩৮ ৬ ৩৯৯৪ 1 
তারা জানত 


শর 


জান্নাতসমূহ তাদের রবের কাছে রয়েছে পরহেজগারদের জন্যে নিশ্চয় 


UAC ই পাঠ ৩580 পরও 252? 1 পে গ্লার্প্ত ৫ 

গাও ভি ১১৯৮1 (৮০০০৭ ৰ ৬: 

fe AOS ০১৮১ | 00291 ও 23 
Ph 


তোমাদের হয়েছে কি অপরাধীদের যেমন আত্মসর্্পন কারীদেরকে বানাবআমরা অতএবকি নিয়ামত 


২৯। তাহারা উচ্চস্বরে বলিয়া উঠিলঃ 'মহান-পবিত্র আমাদের খোদা। 


আমরা বাস্তবিকই বড় গুনাহগার ছিলাম’ | 

৩০। পরে তাহারা পরস্পর পরস্পরকে তিরক্কার করিতে লাগিল। 

৩১। শেষ পর্যন্ত তাহারা বলিলঃ আমাদের অবস্থার জন্য বড়ই আফ্সোস! আমরা নিশ্চয়ই সীমালংঘনকারী হইয়া 
I 


গিয়াছিলাম 
৩২। অসম্ভব নয় যে, আমাদের খোদা আমাদিগকে ইহা হইতেও উত্তম বাগান দান করিবেন। আমরা আমাদের খোদার 
দিকে ফিরিয়া যাইতেছি।” 
৩৩। এমনিই হইয়া থাকে আযাব! আর পরকালের আযাব তো ইহাপেক্ষাও অনেক বড়। কতই না ভাল হইত, যদি এই 
লোকেরা জানিত! 
৩৪। খোদাতীরু লোকদের জন্য তাহাদের খোদার নিকট নি'আমৃতে পরিপূর্ণ জান্নাতসমূহ রহিয়াছে, ইহাতে সন্দেহ 
৩৫। আমরা কি অনুগত লোকদের অবস্থা অপরাধী লোকদের মত করিব? নাই১০। 


১০। মক্কার বড় বড় সরদাররা মুসলযানদেরকে বলতো "দুনিয়াতে আমরা এই যে সব নি আমত: পাচ্ছি, আমরা যে জারাহর নি বলো তারই নিদন এফং 
তোমাদের দুঃথ-দুর্দশা এই কথারই প্রমাণ যে, তোমরা অপ্রিয় ও ক্রোধ-ভঙ্জন। সুতরাং তোমাদের কথামত যদি কোন পরকালের অস্তিত্ব থাকেই বা, তবে 
আমরা সেখানেও মজা লুটবো আর তোমরাই পাবে শাস্তি, আমর] নয়।' এই আয়াতে তাদের এ কথার উত্তর দেয়া হয়েছে। - 

১৯১১৯১১৯ 


EE ES EET ETE TENET PTT TTT TSS TS 


৯১১৯৯ 


নি CNC AL 


৩৩৬ ু সত 


RY 
৮৫৫৫8 উর 2৮০৫৫ 2 ভে 1 পো ১৮৫ ১০ 
ES oe পি ঠি 
BI 9)8৩৮০/৩৩ এ এ 
যা তার মধ্যে তোমাদের জন্য নিশ্চয় তোমরা পড় তারমধ্যে কিতাব(আছে) তোমাদেরজন্যে অথবা 


শপ ০ বন EAN EA হ পে ৯৪৫পতা 
* 4: ৯৫) মু ৩৮০ ৩৩০ ও A 8336 


সি পর্যন্ত বলবৎ আমাদের উপর প্রতিশ্রুতি তোমাদেরজনো অথবা তোমরা পছন্দ কর 


A OES 518০4০80285 ও HS 


অথবা যিষম্লাদার রবি তাদেরমধ্যেকে তাদেরজিজ্ঞেসকর যা যা তোমাদের জন্যে নিশ্চয় 


P20 1568S) ০৪৪৫৪ BCS ৪) ip 
সেদিন সত্যবাদী হয় তারা যদি তাদেরশরীকদের sO জী JCEET 


করুক 
ন 


পার্ট 383,37 25 5 পর্ণ ঠা 22 
০৯৯৮১ ১ ১৬০) ৫1 ৬৮৬১ 35 


রানা 


৫.৮ 2ঠপার ৩৪ ৮6৫ যঃ a রা ৫5 

৩ ১৯৩৪ 1৯ 2১809 ৪৩ ৪ 

দিকে তাদের ডাকা হতো নিশ্চয় এবং অপমান দক তাদের দৃষ্টিগুলো BEE 
পর্ণ 32 


22 রণ 22 2 
© ১৯৮১৮ ১ রর 392] 
নিরাপদ ছিল তারা অথচ সিজদাসমূহের 
৩৭। তোমাদের নিকট কি এমন কোন কিতাব১১ আছে, 
যাহাতে তোমরা পড় যে, 


৩৮। তোমাদের জন্য অবশ্যই সেখানে সেই সব কিছুই রহিয়াছে যাহা তোমরা নিজেদের জন্য পছন্দ কর? 

৩৯। অথবা তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত এমন কিছু ওয়াদা- প্রতিশ্রুতি আমাদের উপর অবশ্য পালনীয় হইয়া আছে বে, 
তোমরা যাহা বলিতেছ তোমাদিগকে সেই সব কিছুই দেওয়া হইবে? 

৪০। ইহাদিগকে জিজ্ঞাসা কর, তোমাদের মধ্যে কে ইহার জন্য দায়িত্বশীল? 

৪১। কিংবা ইহাদের স্বনিয়োজিত কিছু অংশীদার আছে (যাহারা ইহার দায়িত্ব ধহণ করিয়াছে)? তাহাই যদি হইবে, তাহা 
হইলে তাহারা তাহাদের সেই শরীকদিগকে লইয়া আসুক, যদি তাহারা সত্যবাদী হইয়া থাকে। 

8২! ১) এবং লোকদিগকে সিজদা করিবার জন্য ডাকা হইবে, তখন ইহারা সিজদা 


রা লাঞ্চ না-অপমান তাহাদের উপর চাপিয়া বসিবে। ইহারা যখন সুস্থ নিরাপদ ছিল, তখন 
রি হা মাহা 
১১। অথাৎ আল্লাহৃতা' আলার * কতাব। 

এ CT TATTOO SSR TSS SS 


৩৩ 


পারা স্টার্ট 
৫,1৮2 লাই 


এবং তামাররবের ফযসালার জনে) সবর কর অতএব 


2552 পাঠ পা এ 
৩54 ০ 
পির অবশ্যই ই 
রপ্ত রী 


০০১ 2৩০ XS 


ৰ 
| 
: 
; 


করলেন 
৪৪। অতএব হে নবী! এই কালাম অমান্যকারীদের সমস্ত ব্যাপারটি আমার উপর ছাড়িয়া দাও। আমরা তাহাদিগকে 
এমনতাবে ক্রমাগত পত্থায় ধ্বংসের দিকে লইয়া যাইব যে, তাহারা জানিতেও পারিবে না। 
৪৫। আমি ইহাদের রশি লম্বা করিয়া দিতেছি! আমার কৌশল অত্যন্ত দৃঢ় ও অমোঘ। 


৪৬। তুমি কি ইহাদের নিকট কোন পারিশ্রমমিকের দাবী করিতেছ যে, 5525 
£] ৪৭। ইহাদের নিকট কি গার়বের কোন জ্ঞান আছে, যাহ! তাহারা লিখিয়া লইতেছে? 


৪৮ । অতএব তোমরা খোদার চূড়াস্ত সিদ্ধান্ত কার্যকর হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করিয়া থাক এবং মাছওয়াল৷ (ইউনুস আ$)- 
এর মত হইও না১২। স্বরণ কর, সে যখন ডাক দিয়াছিল চিত্তায়-_দুঃখে ভারাক্রান্ত অবস্থায় । 


৪৯ তাহার খোদার অনুগ্রহ তাহার প্রতি বর্ষিত না হইলে সে পরিত্যক্ত-প্রতাহত অবস্থায় ধু-ধু বালুকাময় প্রান্তরে নিক্ষিস্ত 


হইত। 
৫০। শেষ পৰ্যন্ত তাহার খোদা তাহাকে সাদরে মনোনীত করিয়া লইলেন এবং তাহাকে নেক বান্দাহদের মধ্যে শামিল 


১২) আদা ইউনুস আঃ)-এর মত কাছে অবৈ হো, নিজের অক করলে তাকে মাছের লে জেতে হয়েছিল করিয়া লইলেন। 


কহ 


০৯১৯৯ 


বি 
পার্ট তি Ip [বে 


9 GI 
খারা 


১22 


(34224 এ rat) Ee 
০৮% 3 2১ 1৮ ও 
তারাবলে এবং উপদেশ তারা শুলে যখন 


কেরেজান। 
& Gl 59 5) 
উপদেশ ছাড়া তা 


সার! বিশ্বের ছন্যে 


৫১। এই কাফের লোকেরা যখন উপদেশের কালাম ( কুরআন) শ্রবণ করে, তখন তাহারা তোমাকে এমন দৃষ্টিতে দেখে, 
যেন মনে হয়, তাহারা তোমার মৃলোৎপাটন করিয়া ছাড়িবে। আর বলে যে, লোকটি নিশ্চয়ই পাগল! 


৫২। অথচ ইহাতে! সমগ্র বিশ্বের জনা একটি মহান উপদেশ মাত্র। 


০৩ ৩০২ 
ASSET ENS 


STS 


DDD TINY 


22277 


৬৯ সূরা হাক্কাহ ১০৬ পারা ২৯ 
ৰা ০৩৬ DDD DDD nD DAD oD 


হাতা ld SEO 
নামকরণ 


এ সূরার প্রথম শব্দটিকেই এর নামরূপে নির্দিষ্ট করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়কাল 


এও মক্কী জীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহের মধ্যে একটি সূরা। এতে আলোচিত বিষয়াদি হতে 
জানা যায় যে, এ সূরাটি নাযিল হয়েছিল তখন যখন রসূলে করীমের (সঃ) বিরুদ্ধত| মক্কায় শুরু হয়েছিল বটে 
কিন্তু তখন পর্যন্ত তা খুব বেশী তীব্র হয়ে ওঠেনি। মুসনাদে আহমাদ হাদীস গ্রন্থে হযরত ওমর (রাঃ) হতে বর্ণিত |! 
একটি বর্ণনায় বলা হয়েছে, তিনি বলেনঃ ইসলাম গ্রহণের পূর্বে আমি একদা রসূলে করীম (সঃ)কে ভ্বালা-যন্ত্রণা 
দেয়ার উদ্দেশ্য নিয়ে ঘর হতে বের হলাম। কিন্তু আমার পৌছবার পূর্বেই তিনি মসজিদে হারামে প্রবেশ করেছিলেন। 
আমি পৌছে দেখলাম, তিনি নামাযে দাঁড়িয়ে সূরা আল্-হাকাহ্‌ পাঠ করছেন। আমি তখন তাঁর পশ্চাতে দাঁড়িয়ে |! 
গেলাম ও শুনতে লাগলাম; কুরআনের কালামের মহিমা বুঝতে পেরে আমি বিশ্িত-স্তভিত হয়ে গেলাম। 
সহসাই আমার মনে জেগে উঠলোঃ লোকটি সম্ভবত কবি! কুরাইশরা তো তাই বলে! সংগে সংগে শুনতে 
পেলাম, রসূলে করীমের (সঃ) কণ্ঠে উচ্চারিত বাণীঃ 'এ এক মহাসম্মানিত কথা, কোন ব্যক্তির বাক্য নয়’ । আমি 
মনে মনে ভাবলাম, ‘কবি না হবেন তো গণকদার অবশ্যই হবেন’ । আর তখনই তীর মুখে উচ্চারিত হলোঃ 'এ 
কোন গণকদারের কথাও নয়। তোমরা চিন্তা-বিবেচনা খুব কমই করে থাক। এ তো রব্বুল আলামীনের নিকট 
হতে অবতীর্ণ” । এ কথা শুনার ফলে ইসলাম আমার মনে-মগজে গভীরভাবে প্রভাব বিস্তার করে বসলো। হযরত 
ওমরের (রাঃ) এ কথা হতে জানতে পারা যায়, এ সূরাটি তাঁর ইসলাম খ্রহনের পূর্বেই নাযিল হয়েছিল। কেননা এ 
ঘটনার পরও বহুদিন পর্যন্ত তিনি ঈমান গ্রহণ করেননি। এ দিনগুলোতে সংঘটিত নানা ঘটনা তাঁকে ক্রমশ 
ইসলামের দিকে আকৃষ্ট করে। শেষ পর্যন্ত তাঁর বোনের ঘরে তাঁর মন-মগজ-হৃদয়ের উপর প্রচন্ড আঘাত পড়ে। এ 
আঘাতই তাঁকে ঈমানের মঞ্জিল পর্যন্ত পৌছে দিয়েছিল (বিস্তারিত ব্যাখ্যার জন্যে সূরা মরিয়াম-এর ভূমিকা ও সূরা 
আল-ওয়াকে' আ-এর ভূমিকা দ্রষ্টব্য)। 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


এ সূরার প্রথম রুকু*র আয়াতসূমূহে পরকাল সম্পর্কিত বর্ণনা দেয়া হয়েছে। জার দ্বিতীয় রুকু’তে আলোচিত 
হয়েছে কুরআনের খোদার নিকট হতে অবতীর্ন হওয়া ও হযরত মুহাম্মদের (সঃ) সত্য নবী হওয়ার কথা। 


প্রথম রুকু, র শুরুতে বলা হয়েছেঃ কিয়ামত ও পরকাল সংঘটিত হওয়া এটা অনস্বীকার্য সত্য। এটা অমোঘ, 
অনিবার্য ও অপ্রতিরোধ্য: এটা সংঘটিত হবেই। পরে ৪-১২ আয়াতে বলা হয়েছে, অতীতে যেসব জাতি 
পরকালকে অস্বীকার করেছে, তারা শেষ পর্যন্ত খোদার আযাব পাওয়ার যোগ্য বিবেচিত হয়েছে। আযাব হতে তারা 
নিষ্কৃতি পায়নি। এরপর ১৭ নম্বর আয়াত পর্যন্ত কিয়ামতের বাস্তব চিত্র অংকিত হয়েছে এবং কিভাবে সংঘটিত 
হবে তাও বলে দেয়া হয়েছে। ১৮-৩৭ পর্যন্তকার আয়াতগুলোতে বলা হয়েছে সেই আসল লক্ষ্য ও উদ্দেশ্যের কথা 
যার জন্যে আল্লাহতা” আলা দুনিয়ার বর্তমান জীবনের পর মানব জাতির জন্য আর একটা জীবন সুনির্দিষ্ট ও অনিবার্য 
করে দিয়েছেন। এ পর্যায়ে বলা হয়েছে, কিয়ামতের দিন সমস্ত মানুষ মহান আল্লাহর আদালতের সম্মুখে 
উপস্থাপিত হবে। আল্লাহর নিকট নিজ নিজ কাজের পুংখানুপুংখ হিসাব দিতে হবে-এ বিশ্বাস মনেপ্রাণে দৃঢ়ভাবে 
পোষণ করে যারা এই দুনিয়ায় জীবন-যাপন করেছে, আর যারা দুনিয়ার জীবনে নেক আমল করে পরকালীন 
কল্যাণের অগ্রিম ব্যবস্থা করে নিয়েছে, তারা নিজ নিজ হিসাব পরিষ্কার দেখতে পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। তারা 
জান্নাতের চিরন্তন ও শাশ্বত সুখ ও শান্তি লাভ করবে। পক্ষান্তরে যেসব লোক খোদার হক আদায় করেনি, 


AAAS ARCO CE DDD DACA CCNA Te DD TOD DT DDD PDD 


NPA 


ৰ 
] 
V 


খে 


নি aN ATAT এ পা ৩৮০০০ 


" ১ ২৩০২৩৫২৫০২৫ ১৮৯৯৯৯৯৯১৯১ 


বান্দাহদের হকও আদায় করেনি, তাদেরকে খোদার পাকড়াও হতে রক্ষা করতে পারে এমন কেউ কোথাও নেই। 
শেষ পর্যন্ত তারা জাহান্নামের কঠিন আযাবে নিক্ষিপ্ত হবে। 


দ্বিতীয় রুকৃণর আয়াতসমূহে মক্কার কাফেরদেরকে সম্বোধন করে বলা হয়েছে, এ কুরআনকে তোমরা কবি বা 
গণকের কালাম বলে মনে কর; অথচ এ আল্লাহর নাযিল করা কিতাব। এ এক মহান রসূলের মুখে উচ্চারিত 
হচ্ছে। রসূল নিজে এ কালামে নিজের পক্ষ হতে একটা শব্দেরও হাস-বৃদ্ধি করতে পারেন না। তা করার কোন 
অধিকারই তীর নেই। তিনি যদি এতে নিজের মনগড়া কোন জিনিস শামিল করে দেন, তাহলে আমরা তাঁর গলার 
শিরা (বা দিলের শিরা) কেটে বিচ্ছিন্ন করে দিব। এ এক দৃঢ় প্রত্যয়পূর্ণ মহাসত্যবাণী। একে যারা অবিশ্বাস-অমান্য 
করবে, শেষ পর্যন্ত তাদেরকে এ জন্যে চরমতাবে দুঃবিত ও অনুতপ্ত হতে হবে। 


সুদুর 


১৩০১১৬৩২৩৫২ 


বর 
ৰ 
|; 


ৃ 
ৃ 
) 
॥ 
রি 
্‌ 
f 
( 
AY 
৫ 
: 
৫ 
৪ 
পূ - 
y 
র্‌ 


হু ০০০০৩৩০০০৩০ 


৩৫ 
ভি, 
A 


LS 55934 049) } 

A 

মকী হাকাহ্‌ সূরা (৬৯) বায়ান্ন তার আয়াত 

5 নু 
০9৯৮1৮৮5191) 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু) 

g ৫, হি তা ৫ 
৩০5 6010 ৮5 ৬ 2: ৮৩ করো 
মিধ্যারোপ করেছিল সুনিশ্চিত ঘটনা কিসেই তুমি জান কি এবং সুনিশ্চিত ঘটনা কি সেই সুনিশ্চিত ঘটনা 
০ (1৫ 217 2252 শির্ক 0430 ০904 ৬৬ 
229৬৩ HSE ১৪৮ Coir BL রি ৪ ১৯১ 


তীব্রঝন্ঝাবায়ু দিয়ে ধ্বংস করাজতঃপরা সামুদ আর মহাধলয়কে Sil হা ls 
হয়েছে 


2৫ 3 


ধ্বংস করা অতঃপর আদ আর 
হয়েছে 


মোট আয়াতঃ ৫২, মোট রুকুঃ ২ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে- 
১। অনিবার্য সংঘটিতব্য১ 


২। কি সেই অনিবার্য সংঘটিতব্য? 

৩। আর তুমি কি জান, সেই অনিবার্য সংঘটিতব্য কী? 

৪ | সামূদ ও আদ সে আকস্মিকভাবে সংঘটিতব্য মহা বিপদকে২ অবিশ্বাস করিয়াছে। 
৫। ফলে সামূদ এক আকম্থিক দুর্ঘটনায় ধ্বংস হইয়া গিয়াছে। 

৬। আর 'আদকে ধ্বংস করা হইয়াছে একটি ভয়াবহ তীব্র ঝঞ্াবাত্যার আঘাতে ৷ 


১। মূলে 'আল-হাকা' শব্দ ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে, এমন ঘটনা যা অবশ্য অবশা সংঘটিত হবেই। অথাৎ তোমরা যত পারো অস্বীকার কয় কিন্তু এ 
ঘটনাতো এতই নিশ্চিত যেন ত! ঘটেই আছে বলা যেতে পারে। 


২। কিয়ামতকে অবশ্যই সংঘটিতব্য বলার পর এর ভয়াবহ বিভীষিকাকে বুঝানোর জন্যে এই দ্বিতীয় শব্দ ব্যবহার করা হয়েছে! 


25552555585 


৬৯ সূরা হাকাহ 22 পারা২৯ 
২১ 3025555০০৯৯ 


০23 ৫৫৮৮৮ ৩ ভর ৮28৫ নৰ 224 ৩ আর্ত পর্ণ 

BD ১৩৮ Let! aes ১৩ 7৮৮ ০০৩০০ 

সেজাতিকে  তুমিদেখতে তখন ক্রমাগত দিন আট এবং রাত সাত তাদেরভপর তা প্রবাহিত 
( তথায় থাকলে) | 


| করেন 
224 12 5 পর হু সর্প 0৫ 24 204 27 25৫ প্র | ১৮ ৮5, 
~~ ৬১ ৫2০৩ 5522 SB) 6৭ ৮০৩ 
তাদেরকে তুমিদেখ কি এক্ষণে পরিত্যক্ত খেজুর গাছের কান্ড সমূহ তারা যেন পড়েথাকা তার মধ্যে 


Ld 52 $5 মাহি 2/ ৩০ ৃ ৬৬৯ পা ভ৬ 21 0 
এট 5 এত ৬০2 ০5৯ 1 29956 09 


Ld 
টি Ler «+ 


উন্টেদেয়াবস্তীবাসীদের এবং তারপূর্বে যারা ও ফিরাউন এসেছিল এবং অবশিষ্ট কিছু 
Zor bh LAI Ledf 2 / রর 
Al) ৮১৩ 2920 wd (পার্ট 22 2 পাপী শু ঠা রণ 

0৮০ ৪৩৬ ১৬৬৩ 7 0mm) tne ০ 2৮৩০ 
শক্ত ধরা তাদের ধরলেন ফলে তাদেররবের রসূলকে তারা অমান্য অতঃপর অপরাধের কারণে 


LE LA ক 
৩9 22910 ১৩ 26 ৬ 


তাবানাইআমরা যেন নৌযানের মধ্যে তোমাদের আমরা আরোহী জলো্থাস হয়েছিল যখন আমরানিশ্চয়ই 


করেছিলাম 

Br NC 52 (কিছ 4৫ 02% ৰদে 

শু ৪০515 ৩৯ > £ 695৩৩ ৫ 
রন বাহক কান তারশ্থৃতিবহনকরে . এবং শিক্ষা তোমাদেরজন্যে 

৭। আল্লাহতা” আলা উহাকে ক্রমাগত সাত রাত ও আট দিন পর্যন্ত তাহাদের উপর চাপাইয়া রাখিয়াছিলেন। 

(তুমি তথায় থাকিলে) দেখিতে পাইতে যে, তাহারা সেখানে এমনভাবে ইতস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িয়া ব্লহিয়াছে 

যেমন পুরাতন শুষ্ক খেজুর গাছের কান্ডসমূহ পড়িয়া থাকে। 

৮। এক্ষণে তাহাদের মধ্যে কেহ রক্ষা পাইয়া অবশিষ্ট আছে বলিয়া তোমরা কি দেখিতে পাও? 

৯। ফিরাউন, তাহার পূর্বগামী লোকেরা এবং উপুড় হইয়া পড়িয়া থাকা জন-বসতিসমূহ৩ এই বিরাট 

মারাত্মক ভূল ও অপরাধই করিয়াছিল! 


১০। এই লোকেরা নিজেদের খোদার প্রেরিত রসূলের কথা যানে নাই। ফলে তিনি তাহাদিগকে কঠোর- 
কঠিনভাবে পাকড়াও করিলেন। 


১১। পানির উচ্ছসিত স্রোত যখন সীমালংঘন করিয়া গেলঃ তখন আমরা তোমাদিগকে নৌকায় আরোহী 
বানাইয়া দিয়াছিলাম।৫ 


rath 


নি সপ 


১৬০৬ 


১২। যেন এই ঘটনাটিকে তোমাদের জন্য একটি শিক্ষাপ্ুদ ম্বারক বানাইয়া দিই এবং স্বরণবাহক কান উহার 9 
ক সংরক্ষিত করিয়া রাখে। Y 
অর্থাৎ লূত (আঃ)-এর কওমের বসতি যাকে উপুড় করে দিয়ে ধ্বংস করা হয়েছিল। LV 


৪ 
৫ 


এখানে নূহ (আঃ)-এর সময়কার তৃফানের কথা ইর্থগত করা হয়েছে। 


নৃহের (আঃ) জাহাজের আত্রোহী যারা ছিলেন তাঁরা আজ হতে কয়েক হাজ্ার বছর পূর্বে দুনিয়া থেকে গত হয়েছেন। কিন্তু যেহেতু পরবর্তী সমণ মানব 
বংশই তাঁদের বংশধর ও অধস্তন পুরুষ যারা সে সময়ে ভূফান থেকে রক্ষা পেয়েছিলেন, এ জন্যে বলা হয়েছে-*আমরা তোমাদিগকে নৌকায় 
আরোহী বানাইয়া দিয়াছিলাম।” উট 
(৫৩2৬42৩৬৮:5:555555০১০০৯১০ 


চাচা 


ডং 


be 


৬৯ সূরা হাকাহ ১১০ পারা২৯ 


০০ i ৮ 
2 9 ঃ 44 
Pd পো রণ তা | রা 
ৃ ফুক শিঙ্গার মধ্যে ফুকদেয়া যখন অতঃপর 
. হবে 
CAL based ৬ 5 
রর ৮৮ 
৬০৪5 ৬ পি ভেটে 0 
Le ৮ ৯ 
হবে 


সেদিন অতঃপর একবার চূর্ণ বিচূর্ণ বিচূর্ণ করাহবে অতঃপর স্াহাড়গুলো 
BAAN CAA NG AAU AL TOC ELEN LNG 
৬০ 304215 ১৮5 $Y ATO ES) 2623312) 
ফেরেশতারা 


এবং বিশ্লিষ্ট হবে সেদিন তাজতঃপর আসমান বিদীর্ণ হবে এবং মহাপ্রলয় 


৯ BANE 2 Ld ১৮৫৫ 9৫ Ad 2০ ৮2৫ প (শি 2 শা 
0৬৬] ১৮০% PE ০১১ ০৯১৮ Os ৬ 2৯) ৬ 


(ফেরেশতা) আট সেদিন তাদেরউপর তোমাররবের আরশ বহনকরবে এবং তার কিনারাগ্ডলোর উপর 


2 প্রি 2৮৮1৫ ৬১ 1১2৫. পপ ১৩৫৯2 «৮৫ 
২০৮৬৪ ৬৬ ~~ ৬৮ ১ ৩৮০৮ I? 
যাকে আর কোন গোপন কিছুই তোমাদের মধ্যে লুকানো থাকবে না প্রেশ করাহবে তোমাদের সেদিন 


তু 2 টু 
পে বি 22/2 


চট চটি PAL 5 ৫০) /৬৬ 29 
4 এ ৬ গু 
4255 02 8৩ 02 ১১9, পল Gs 
৮ তোমরা পড় লও সে বলবেশ্রতঃপর তার ডানহাতে তারআমলনামা দেয়া হবে 


এ 


১৩। পরে একবার যখন শিঙ্গায় ফু দেওয়া হইবে, 
১৪। এবং ভূতল ও পর্বতরাশিকে উপরে তুলিয়া একই আঘাতে চূর্ণ-বিচূর্ণ করিয়া দেওয়া হইবে 
১৫। সেই দিন সেই সংঘটিতব্য ঘটনাটি সংঘটিত হইবে। 
১৬। সেই দিন আকাশ দীর্ণ-বিদীর্ণ হইবে এবং উহার বীধন শিথিল হইয়া পড়িবে। 
১৭। ফেরেশতাগণ তাহার আশে পাশে উপস্থিত থাকিবে। আর আটজন ফেরেশতা সেই দিন তোমার খোদার 
আরশ নিজেদের উপরে বহন করিতে থাকিবে ।৬ 
১৮। এই দিনটিতেই তোমাদিগকে উপস্থাপিত করা হইবে; তোমাদের কোন তত্ত্বই লুকাইয়া থাকিবে না। 
১৯। সেই সময় যাহার আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে, সে বলিবেঃ 'দেখ দেখ, পড় আমার 
আমলনামা । 


৬1 এ আয়াতটি 'মুতাশাবিহাত' -এর অন্তর্গত। এর অর্থ নির্ধারণ করা কঠিন, কেননা প্রকৃতপক্ষে আরশ কি বন্ধু তা আমরা জানতে পারি না এবং 
কিছ্রামতের দিন ৮ জন ফেরেশতার তা বহন করার বাস্তব রূপটি কি তাও আমাদের পক্ষে বুঝা সপ্তব নয় কিন্তু যাই হোক, এ কথা ধারণা করা 
যেতে পারে না যে, আল্লাহতা' আলা আরশের উপর অধিষ্ঠিত থাকবেন ও ৮ জন ফেরেশতা আরশসহ তীঁকে তুলে বহন করবেন। আয়াতে এ কথা 
বলাও হয়নি যে, আল্লাহতা' আল৷ সে সময় জারশের উপর আসীন থাকবেন। কুরআন মজীদে স্রষ্টার সম্ভার যে ধারণা আমাদের দেয়া হয়েছে সে অনুযায়ী 
এ ধারণা পোষণ করা যেতে পারে না যে তিনি-দেহ, দিক ও স্থান থেকে নির্ুক্ত সন্তা-কোন স্থানে আসীন হবেন এবং কোন সৃষ্ট তাকে তুলে বহন 
করবে। সুতরাং তন্ন তন্ন করে এর অর্থ নির্দিষ্ট করার চেষ্টা কর! নিজেকে নিজে পথঘরষ্টতার বিপদের মধ্যে নিক্ষেপ করারই শামিল। 


EAE RRR হ2%39৯০৫৯০০৯১০১০৩০০০০১০৯১০৯০০০০৯ 


হত সা ত 5 


PS 


(EU 


১০০৩১৩৫০০১৩ ৯55 25 ০ 55252525522 


22৮০ 2৩৫ 


De 


HA AHA ১৩৮ NES 
3 5৪১ ০&৮ ৬৬ 
মধ্যে হবে সেঅতঃপর আমার হিসাবের সাক্ষাতকারী 
42/20 2 8g [পাতি ১০ ৮ alt 
1 191৮6 64515 ও? ও 9৩ 2০৯ 
নিকটে তারফলরাশি সুউচ্চ জান্নাতের মধ্যে 
{ থাকবে } 


AA (ক্র শপ ১৫ পতি» চর 

৩ 55 4A 2৬০ এ ৮৬০ ০০622 
® or 

যাকে আর বিগত দিনগুলোর মধ্যে তোমরা অতিবাহিতকরেছ তে মজ্জা করে 

AG 424 234d ৩৯৫৩৫) 

ভি ০৯ ৫ 065 


আমার আমলা দেয়া হতো না (যদি " 
নামা (যাদ) আমার আফসোস সে বলবে অতঃপর তার বামহাতে ০ দেয়াহবে 


হু পার্ত (2 LACAN) EE 3 re ALOE LOA 

৬ ৬ টিটি « 
০ ৮5৬ ৩৪৪6 2৪৩৯ LoS 
হায় না এবং 


চূড়ান্ত মৃত্যু) হতো যদি তা আমারহিসাব কি 


তোমরাপানকর ও তোমরা খাও 


২০। আমি মনে করিতেছিলাম যে, আমার হিসাব অবশ্যই পাওয়া যাইবে৭। 
২১। ফলে তাহারা বাঞ্ছিত সুখ সম্ভোগে লিপ্ত থাকিবে, 

২২। উচ্চতম স্থানের জান্নাতে, 

২৩।যাহার ফলসমূহের গুচ্ছ ঝুলিয়া থাকিবে । 


২৪। (এই লোকদিগকে বলা হইবে) স্বাদ লইয়া খাও, পান কর-তোমাদের সেই সব আমলের বিনিময়ে 
তোমরা অতীত দিনসমূহে করিয়াছ। ৪ 


২৫। আর যাহার আমলনামা তাহার বাম হস্তে দেওয়া হইবে, সে বলিবেঃ 'হায়, আমার আমলনামা আমাকে 
যদি না-ই দেওয়া হইত। 
২৬। আর আমার হিসাব কি তাহা যদি আমি না-ই জানিতাম!৮ 


২৭। হায়, আমার (দুনিয়ায় হওয়া) মৃত্যুই যদি চূড়ান্ত হইত! 


৭ অর্থাৎ নিজের সৌভাগ্যের কারণ স্বরূপ সে এ কথা বলবে যে, দুনিয়াতে সে পরকাল সম্পর্কে উদাসীন ছিল না, বরং সে এটা বুঝে জীবন-যাপন 
করতো যে, এক দিন তাকে খোদার সামনে হাযির হয়ে নিজের হিসাব দান করতে হবে। 

৮। এ আয়াতের দ্বিতীয় প্রকার মর্ম এও হতে পারে যে, হিসাব-নিকাশ দেয়া কি, তা আমি আগে কখনও জ্বানতাম না। একদিন যে আমাকে নিজের 
হিসাব দিতে হবে এবং আমার সমস্ত কৃতকর্ম আমার সামনে উপস্থাপিত করা হবে এ কথা কখনও আমার কল্পনায়ও আসেনি। 


ড৩০৩২৩০৩৩০৩০০০১৩০৭ 552৩7২5০৩০০ 


৩ 


৯৩১৩০৩০৩০৩২ ৯৯৯৯৯১৯১১৮১ 


B22 2 2০1 EX পর্ণ ভু ঠা সত হা 
৮১৩০ ৩ 2৫১০৭ (৪৮ ৬১৪ ৪ 2১৩ (৮ ৬ ও 


তাকেধর (বলা হবে) আমার ক্ষমতা আমারথেকে বরবাদহয়েছে আমারধনমাল আমার জন্যে কাজে আসল না 


25525255755 


‘PA ৬ 2ত কক 5 ক ৫4 ¥Y 455 / পাঠ পাও PE Y ৪ Fd 
শি ঞ্ ) ০০ ৩৪ 2৬ ১০ 
তার দীর্ঘতা শিকল মধ্যে অতঃপর তাকেনিক্ষেপ দোঞ্খে এরপর তাকে বেড়ি অতঃপর 
করব পরাও 
এ 9248 A ০৮৫৫ ৮5 ১ ১৮৫ AA পার্ট এ ৩:র্তর 
bd ৯ 2 ® রে bud 
AE 95% YES © HLS EI 9৯ 
আল্লাহর উপর বিশ্বাস: না সেনিশ্চয় তাকে বেঁধে ফেল অতঃপর হাত সত্তর 


করতো 
৬ 5 ৩ ৫ ৬৫ S56 


নাই অতএব মিলকীরকৈ খাওয়ানোর উপর উৎসাহ দিত না এবং মহান 
ধর, ৫ 91৮৮ পা ৫ ৫৩০৮ ৫৮1 Fe 
৩ ৮০৯ ৬ BY) Abb J 5৪ 2৮ ৪১.% 2 
ক্ষতনিঃসৃত রস ব্যতীত খাবার না এবং  কোনবন্ধু এখানে আজ তার জন্যে 
ENA DBNCE NG eA AVA 

৪ 945৬ 5) 255 8 

অপরাধীরা ছাড়া, তা খায় না 


(আর কেউ) 


২৮। আজ আমার ধন-মাল আমার কোন কাজে আসিল না। 
২৯। আমার সব ক্ষমতা, আধিপত্য-প্রতৃত্ব নিঃশেষ হইয়া গিয়াছে৯। 

৩০। (তখন নির্দেশ দেওয়া হইবে) ধর লোকটিকে, উহার গলায় ফীস লাগাইয়া দাও, 
৩১। অতঃপর উহাকে জাহান্নামে নিক্ষেপ কর। 

৩২। আর ইহার পর উহাকে সত্তর হাতের দীর্ঘ শিকলে বাঁধিয়া দাও । 

৩৩। সে লোকটি না মহান আল্লাহতা” আলার প্রতি ঈমান আনিয়াছে, 

৩৪। আর না সে মিসকীন্‌কে খাবার খাওয়াইবার উৎসাহ দান করিত 1১০ 

৩৫। এই কারণে আজ এখানে তাহার সহানুভূতিশীল সহমর্মী বন্ধু কেহ নাই; 

৩৬। আর না আছে ক্ষত-নিঃসৃত রস ছাড়া তাহার কোন খাদ্য। 


৩৭। নিতান্ত অপরাধী লোক ছাড়া যাহা আর কেহই খায় না। 


৯। অর্থাৎ দুনিয়াতে যে ক্ষমতা বলে আমি দর্গভরে চলতাম, ভা এখানে নিঃশেষ হয়ে গিয়েছে। এখানে কেউ আমার সৈন্য নয়, কেউ আমার আদেশ 
মান্যকারী নেই; এখানে আমি একজন ক্ষমতাহীন উপায়হীন দাসরূপে খাড়া আছি, -নিজেকে রক্ষা করতে যার কোন কিছুই করার সামর্থ নেই। 


বি 


৫০১০০ 


২৩৫৫১১০৩০০৩ 


মস 


ৰ 


টু 


১০। অর্থাৎ কোন দরিদ্র ব্যক্তিকে নিজে আহার দান করা তো দূরের কথা, কাউকে এ কথা বলাও পছন্দ করতো না যে, 'খোদার ক্ষুধার্ত বান্দাদের কিছু 
অনু দাও।” 
[SCAT ACAI OCCT COTTE ১০১৯৯১১৯৯৯৯ 


শে 
হিতে 


CC 


SE AAS ASS CCRT AS CS ASAT STD DT DT Dr HCO CANCE 


DTD DDS 


nT”) 


aL 
Ee 
মহাবিশ্বের 
2 
& 


৫1৫৫৫ টির রি 
ডি SILL এ 
A ৫ 
ডান হাতে 


5৬৫ 


মরা কাটতাম অবশ্যই অতঃপর তাকে আমরা ধরতাম অবশ্যই 


১০৩৩৩ 


Pd 


৩৮। অতএব নয়১১, আমি কসম করিতেছি সেই জিনিসগুলির যাহা তোমরা দেখিতে পাও, 
৩৯। এবং সেই সব জিনিসেরও যাহা তোমরা দেখিতে পাও না। 

৪০। ইহা এক মহা সন্মানিত রসূলের বাণী, 

৪১1 কোন কবির কথা নয়। তোমরা খুব কমই ঈমান গ্রহণ কর। 

৪২। ইহা কোন গণকের কথাও নয়, তোমরা খুব কমই চিন্তা-বিবেচনা কর। 

৪৩। ইহা রব্বুল "আলামীনের নিকট হইতে নাযিল হইয়াছে। 

18৪ । এই (নবী) যদি নিজে রচনা করিয়া কোন কথা আমার নামে চালাইয়া দিয়া থাকিত, 
৪৫। তাহা হইলে আমরা তাহার দক্ষিণ হস্ত ধরিয়া ফেলিতাম, 

৪৬। এবং তাহার কষ্ঠ-শিরা ছিন্ন করিয়া ফেলিতাম। 


৬৬৬৩৩৬৩৬১০5: 


কও কক 
১৩৩ ATSC LEAL CEC aT TDS TNT DTD DD 


খে LC CC এ ২০ ৫৭ 


হা 


০০৫৩০০২৬০১১ 


০০৩০৩৩৩৩০৩৫ 
০৩৫৩৫২০৫৩৯১, 


৬৯ সূরা হাক্কাহ ১১৪ 
হু তু 


Bred AA A232, 1224 ANG 
ENS ০০) 5 © ৬১০১৯০৯০০৯৮ ১ ৬৫ 


উপদেশ অবশ্যই তানিশ্চয় এবং বিরতকারী তা থেকে কেউ 


5 EAA £পার্ট এপার রে 
৮৪ ০ ৮০১ ৩) 
যে 


১৯৯৯৮ 


৪৭। তখন তোমাদের কেহই (আমাকে) এই কাজ হইতে বিরত রাখিতে সক্ষম হইত না১২। 
৪৮। মূলত ইহা নীতিবাদী-সদাচারী লোকদের জন্য একটি উপদেশনামা। 

৪৯। আর আমরা জানি, তোমাদের মধ্য হইতে কিছু লোক অবশ্যই অমান্যকারী হইবে। 
৫০। এই ধরনের কাফেরদের জন্য ইহা নিঃসন্দেহে দুঃখ ও হতাশার কারণ। 

৫১। আর ইহা সম্পূর্ণত দৃঢ় প্রত্যয়মূলক মহাসত্য ৷ 

৫২। অতএব হে নবী; তোমার মহামহিম খোদার নামের তসবীহ কর। 


এখানে কালামের তাৎপর্য হচ্ছে-অহীর মধ্যে কম-বেশী করার অধিকার নবীর নেই। সে যদি এরূপ কিছু করে তবে আমি তাকে কঠিন শাস্তি দান 
করবো। কিন্তু এখানে কথার বর্শনা-ভংগী দ্বারা চোখের সামনে এ চিত্র একে দেয়া হয়েছে যে, সমাট নিযুক্ত কোন কর্মচারী যদি সম্রাটের নামে 
কোনও কারসাজ্জি করে তবে সম্রাট তার হাত পাকড়ে শিরচ্ছেদ করে। কিছু লোক এই আয়াত দ্বারা এ ভ্রান্ত যুক্তি প্রদর্শনের চেষ্টা করে যে, কোন 
ব্যক্তি নবৃয়্যতের দাবী করলে যদি অতি সত্বর তার হৃদয়-শিরা ও স্কন্ধ-শিরা আন্লাহতা' আলা কেটে না ফেলেন তবে এইটাই তাঁর নবী হওয়ার প্রমাণ। | 
কিনতু প্রকৃতপক্ষে এই আয়াতে সত্য নবী সম্পর্কেই বলা হয়েছে, নবৃয্যতের মিথ্যা দাবীদার সম্পর্কে কিছু বলা হয়নি। মিথ্যা দাবীদার শুধুমাত্র 
নবৃয়্যতেরই নয় খোদায়ীর দাবীও করে থাকে, তবুও পৃথিবীর বুকে তারা দাপটের সংগেই চলা ফেরা করে। সুতরাং এ ব্যাপারটা তাদের দাবীর 
সত্যতার কোনও প্রমাণ নয়। 


SARASOTA SST SCRE SS 


CCA EAS TT TODD DDD DDT ODDO 


৩ 


| 2 
র্‌ 


৭০ সূরা মা'রিজ ১১৫ পারা২৯ 
ত 


সুরা আল্‌-মা'আরিজ 


নামকরণ 
সূরার তৃতীয় আয়াতে উল্লেখিত ১০1১ হতে এর নাম গৃহীত হয়েছে। 


DLAC | 


৩৩ Cra DT aT a nan ee ee 


নাযিল হওয়ার সময়-কাল 


সূরার আলোচ্য বিষয়াদি হতে প্রমাণ পাওয়া যায় যে, পূর্ববর্তী সূরা আল্‌-হাক্কাহ্‌ যে অবস্থার প্রেক্ষিতে অবতীর্ণ হয়েছিল 
এ সূরাটিও প্রায় অনুরূপ অবস্থায়ই নাযিল হয়েছিল। 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


কাফেররা কিয়ামত, পরকাল এবং জান্নাত ও দোযখ সংক্রান্ত ভবিষ্যদ্বাণীসমূহকে বিদ্রুপ করতো এবং রসূলে করীম 
(সঃ)কে এই বলে চ্যালেঞ্জ করতো যে, তুমি সত্যবাদী হলে এবং তোমাকে অবিশ্বাস-অমান্য করে আমরা জাহান্নামের 
আযাব পাওয়ার যোগ্য সাব্যস্ত হয়ে থাকলে সেই কিয়ামতটাই নিয়ে এস, যার কথা বলে তুমি আমাদেরকে ভয় দেখাচ্ছ। এ 
সূরাটিতে এসব কাফেরদেরকে সাবধান-সতর্ক ও নসীহত করা হয়েছে। এই গোটা সূরাটি কাফেরদের সেই চ্যালেঞ্জের 
জওয়াবস্বরূপই নাযিল হয়েছে। 


সূরার শুরুতে বলা হয়েছেঃ £212 ০১(০১০১৮ 4৮৭ _ শরর্থনাকারী আযাব চাহিয়াছে, যাহা অবশ্যই 
সংঘটিত হইবে।* অর্থাৎ আযাবের সম্ভাব্যতা অস্বীকারকারীদের ওপর অবশ্যই আপতিত হবে। আর যখন তা আপতিত 
হবে গ্চখন তার প্রতিরোধ কেউই করতে পারবে না। তবে তা নির্দিষ্ট সমগ্লাই সংঘটিত হবে। আল্লাহর কাজে দেরী হতে 
পারে- হয়, কিন্তু অবিচার হয় না কখনই। অতএব এ লোকেরা যে তা নিয়ে ঠাট্টা-মশ্করা করছে, সে জন্যে তৃমি ধৈর্য 
ধারণ কর। এ লোকেরা তো মনে করে, তা অনেক দূরে রয়েছে; কিন্তু আমরা তো দেখছি, তা অতি নিকটে অবস্থিত। 


এর পর বলা হয়েছে, যে কিয়ামতকে অবিলম্বে সংঘটিত করবার জন্যে এ লোকেরা নিতান্ত হাসি-তামাশা স্বরূপ দাবী 
জানাচ্ছে তা যখন বাস্তবিকই সংঘটিত হবে তখন এই পাপী-অপরাধী লোকদের কি চরম দুর্দশা ও মর্মান্তিক পরিণতি হবে 
তাও স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে। তখন তো এরা সেই মর্মান্তিক পরিণতি হতে নিজেদেরকে বাঁচাবার উদ্দেশ্যে 
নিজেদের স্ত্রী-পুত্র-পরিজন ও নিকটাত্মীয়দের পর্যন্ত ‘বিনিময়’ স্বরূপ দিয়ে দিতেও প্রস্তুত হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে 
তারা কিছুতেই রক্ষা পেতে পারবে না। 


এর পর লোকদেরকে সাবধান করে দেয়া হয়েছে এই বলে যে, সেদিন মানুষের ভাগ্যের ফয়সালা করা হবে সেই 
লোকদের আকীদা-বিশ্বাস, নৈতিকতা ও কাজ-কর্মের ভিন্তিতে। যেসব লোক এই দুনিয়ায় প্রকৃত সত্যকে প্রহণ করতে 
অনীহা দেখিয়েছে, আর ধন-মাল গুটিয়ে একত্র করে রেখেছে ও সাপের ডিমে 'তা’ দেয়ার মত তার সংরক্ষণ করেছে, 
তারা জাহান্নামী হওয়ার যোগ্য বিবেচিত হবে। পক্ষান্তরে যারা এখানে খোদার আযাকে:' "স্ন রেখেছে, পরকালকে বিশ্বাস 
করেছে, নামায রীতিমত আদায় করেছে, স্বীয় ধন-মাল হতে অভাবী লোকদের অংশ ও হক্‌ দিয়েছে, সর্বপ্রকার পাপ- 
পর্কিল কাজ হতে নিজের চরিত্রকে পবিত্র রেখেছে, আমানতের খেয়ানত করেনি, বিশ্বাস ভংগ করে? ওয়াদা-প্রতিশ্রুতি 
যাথাযস্তাবে রক্ষা করেছে, সাক্ষ্যদানে পরম সত্য ও সততার ওপর অবিচল হুয়ে রয়েছে, তারা জান্নাতে সম্মানজনক স্থান 
লাভ করবে? 


যেসব কাফের রসূলে করীম (সঃাকে দেখে তীকে হাসি-মশৃকরা করবার ও উপহাস বা বিদুপ করবার জন্য চারদিক 
হতে তাঁর উপর ঝাঁপিয়ে পড়তো, সূরার শেষ ভাগে তাদেরকে সাবধান করা হয়েছে এবং বলা হয়েছে, তোমরা যদি (দ্বীন 


১০৬০৬০৩৩০০৬ 
হু ৩০০১৭০০১০৭০ ৩৩০৩০০০০০০০: 


সু পুত 


জু 


৩৩৩৩252525৩ 


১২২০ 


সে শি 


ate? 


CCA CA CATA CAAT PY 
চে 


NN 


৫ 


$8 


৭০ সূরা মা'রিজ ১১৬ পারা ২৯ 
(০৯-০০-০৯০৪ 
ইসলাম ও হযরত মুহাম্মদের (সঃ) নবুয়্যত-রেসালাত) মেনে নিতে প্রস্তুত নাই হও তাহলে আল্লাহতা” আলা তোমাদের 
স্থানে অন্য লোকদের নিয়ে আসবেন। আর স্বয়ং রসূলে করীম (সঃ)কে বুঝানো হয়েছে এই বলে যে, এ লোকদের ঠাট্রা- 
বিদ্বপকে আপনি বিন্দুমাত্র গুরুত্ব দেবেন না, তার পরোয়া করবেন না। এ লোকেরা কিয়ামতের দিনে সংঘটিতব্য 


অপমান-লাঙ্ক না ভোগ করবার জন্যে যদি আসামীই হয়ে থাকে, তাহলে এদেরকে বাঁচাবার কোন উপায় নেই। এদেরকে 
তাদের পছন্দমত অর্থহীন কাজ-কর্মে মশগুল হয়ে থাকতে দিন; এর ফলে তাদের যে দুঃখময় পরিণতি অনিবার্য, তা তারা 


দেখতে পাবে। 
2৫৫ পা Et 0 3 
ডু 2 ১৮৬৭ ৫১2 ৃ 


AD A 
মঞন্ধী মা'আরিজ সুরা (৭০) চুয়াল্লিশ তার আয়াত 


০১৯1৬৯৯14১9 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে(শুরু) 


(7 ষ্ 4 9 
এ GTO ৮৩৪ OC ৫৫ 
%] চাইল 


তার কাফিরদের জন্যে অবধারিত আযাব রার্থনাকারী, 


৯ 2 ১ 2 6.৮ 
OL 2 MD 6M 


সোপান সমূহের মালিক আল্লাহ থেকে কোন প্রতিরোধকারী 


সুরা আল_মা'আরিজ 
মক্কায় অবতীর্ণ) 
মোট আয়াতঃ ৪৪, মোট রুকুঃ ২ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে_ 


১ পার্থনাকারী আযাব পাইতে চাহিয়াছে (সেই আযাব) যাহা অবশ্যই সংঘটিত হইবে। 
২। কাফেরদের জন্য, কেহ উহু প্রতিরোধকারী নাই। 
৩। সেই খোদার নিকট হইতে যিনি উর্ধগমনের সিঁড়িগুলির মালিক। 


{| 
নি সত 
৩৫৫৩55৮5৮55 


৭০ সূরা মা'রিজ ১১৭ পারা ২৯ 
PSSST SSSI LISS SSS LDA 


ন 
HA কেট 24, 55৫88 ৫ LUN এ 
422 13 SAL rons ভিত ES 
হলো একদিনের মধ্যে তাঁর দিকে রূহ(জিবরাঈল) ও ফেরেশতারা 


# AA 


2 পর 437 232 230A d (৫ 
Me 2% ১৮০৩ ৪ Fw ০৪ 


৪১86 02০ SH 5 SUIBK 
হবে 


টি 


৫ 


বন্ধুকে 
৪। ফেরেশতা ও 'রূহ’১ তাঁহার সমীপে আরোহণ করিয়া২ পৌছায় এমন একটা দিনে যাহার 


পরিমাণ পঞ্চাশ হাজার কসরত । 
৫। অতএব হে নবী ! ধৈর্ব ধারণ কর, সুন্দর সৌজন্যমূলক ধৈর্য? 


৬। এই লোকেরা উহাকে দূরবর্তী মনে করে, 

“ ৭। আর আমরা উহাকে নিকটে দেখিতে পাইতেছি। 

৮। (সেই আযাব হইবে সেই দিন) যে দিন আকাশমন্ডল বিগলিত রৌপ্যের মত হইয়া যাইবে€। 
৯। আর পর্বতগুলি রঙ-বেরঙের ধুনা পশমের মত হইয়া যাইবে। 

১০। আর কোন প্রাণের বন্ধু নিজের প্রাণের বন্ধুকেও জিজ্ঞাসা করিবে না। 


১) নুহ অর্থাৎ জিবরাঈল (আঃ) | তীর যহানত্বের কারণে ফেরেশতাগণ থেকে পৃথকভাবে তাঁর উল্লেখ করা হয়েছে। 

২। এ বিষয়টি মোতাশাবেহাতের অন্তর্গত যার অর্থ নির্ধারণ করা সম্ভব ময়। আমরা না ফেরেশতাদের সঠিক স্বরূপ জানি; আর ন! তাদের আরোহণ করার প্রকৃত 
ব্পটি কি তা বুঝতে পারি, আর না এ কথা আমাদের জ্ঞান-বুদ্ধির নাগালের যধ্যে যে, সে সোপান বা কিন্দুগ যার উপর ফেরেশতারা আরোহণ ফরে এবং 
আল্লাহতা' আলা সম্পর্কে এ ধারণা করা যেতে পারে না বে, তিনি কোন স্থানে অবস্থান করেন, কেননা তাঁর সত্তা স্থান ও কালের বন্ধন থেকে নির্ৃক্ত ও পকি্র। 
সূরা হজ্জের ৪৭ নং আয়াতে ও সূরা সিজদার ৫নং আয়াতে হাজার কংসরে ১ দিনের কথা উল্লেখ করা হয়েছে এবং এখানে আযাবের দাবীর উত্তরে 
জাল্লাহতা' আলার ১ দিনের পরিমাণ ৫০ হাজায় বৎসর বলা হরেছে। এর দ্বারা এই মর্ম বোঝানো হচ্ছে যে, মানুষ নিজের জ্ঞান- বুদ্ধি এবং নিজের চিন্তা ও 
মননের সীমার সংকীর্ণতার কারণে খোদার ব্যাপারসমূহকে নিজ সময়ের মানদণ্ডে পরিমাপ করে এবং ৫০- ১০০ বছর কাল তাদের কাছে খুব দীর্ঘ মনে হয়। 
কিন্তু আল্লাহ্তা' আলার এক একটি পরিকল্পনা হাজার হাজার বছর ও পঞ্চাশ পঞ্চাশ হাজার বছর কালব্যাপী হয়ে থাকে এবং কালের এই ব্যন্তির কথাও নিছক 
দৃষ্টানতন্বরূপ। 

৪। এপ ধৈর্য যা একজন উদার হৃদয় উচ্চমলা ব্যক্তির পক্ষে শোতনীয়। 

৫। অর্থাৎ পুনঃ পৃলঃ বর্ণ পল্টাবে। 


১ 
KERALA 


RONAN NALS A CAST at CAS SUS DTT TDD DCE 


AL 2. পার্ঠর্ত SA ৪2878 2 পার 2৩৮৫5 
১1৩৬ ৩০ ৮৬৩৪ ০) ১৯2 , ২85৫ | 


আযাব থেকে মুক্তিপণ দিতে পারতো যদি রি চাইবে তাদেরকে দেখানো হবে 


5 9৯৯০০ 05 


রা চি পপ 
তার স্ত্রীকে এবং তার সন্তানসম্ভতি দিয়ে সেদিন 


নিত রা ঞ 
এবং মুখ 


ফিরায় ও ১৮797 আহবান ক চামড়াকে লেহনকারী অগ্নিশিখা তা নিশ্চয় 


€ 28 EAA LAA 

দয 007 কত ত ee ক মানুষকে নর সংরক্ষিত রেখেছে অতঃপর ভমা করেছে 
)৫ ৩০ রর রর এ) & তাড়ি Lj এ 2০151 রশ টা রি 

ছাড়া কৃপণ হয় কল্যাণ স্পর্শ করে যখন এবং হাহতাশ করে 


১১। অথচ তাহারা পরস্পর প্রদর্শিত হইখে। অপরাধী লোক চাহিবে, সেই দিনের আযাব হইতে রক্ষা রি 
১৫। নয়, কক্ষণই নয়। উহাতো হইবে তীব্র, উক্ষিপ্ত আগুনের লেলিহান শিখা। 
১৬। উহা চর্ম-মাংস লেহন করিয়া লইবে 


১২। স্ত্রী, ভাই, 
১৮। এবং ধন-মাল সঞ্চয় করিয়াছে ও সেক দিয়া রাখিয়াছে। ও পৃষ্ঠ প্রদর্শন করিয়াছে, 
j ২০। তাহার উপর যখন বিপদ আসে, তখন ঘাবড়াইয়া উঠে 
২২। কিন্তু সেই সব লোক (এই জম্মগত দুৰ্বলতা হইতে মুত 
! এরূপতাবে বর্মনা করছেন যে- - "মানুষকে এরূপ সৃষ্টি করা হয়েছে।” 


১৩। তাহাকে আশ্রয়দানকারী নিকটবর্তী পরিবারকে, 
১৪। এবং ভূ-পৃষ্ঠের সমস্ত লোককে বিনিময়ে দিয়া দিতে, যেন এই উপায়টি তাহাকে নিষ্কৃতি দিতে পারে। 
১৭। উচ্চস্বরে ডাকিয়া ডাকিয়া নিজের দিকে আহ্বান করিবে এমন প্রত্যেক ব্যক্তিকে যে সত্য হইতে মুখ ফিরাইয়া লইয়াছে 
১৯। মানুষ খুবই সংকীর্ণমনা (ছোট আত্মার) সৃষ্ট হইয়াছেও। 
২১। এবং যখন স্বাচ্ছন্দ্য স্বচ্ছলতা হাতে আসে তখন সে কার্পণ্য করিতে শুরু করে। 
৬) যে কথাকে আমরা নিজেদের তাষায় এরূপ বলে থাকি, --এ কথা মানুষের স্বভাবগত" ব! * ক 
(৩৩৩ ৩৩৩2 RITA SDT SDN DNDN TSS 


OOD DDD DDL 


৭০ সূরা মা'রিজ ১১৯ নু পারা ২৯ 
Lore 
৫.5 পার্জ হি পাঠ তর্ছতপ LAs পাপা পা 25 পাঠ 
En! ৪ ৩১শাঠভ ৩৯5৮ ৬০০১ CG) 
তাদের সম্পদ মধ্যে যারা } 


এবং অবিচল তাদের নামাযের উপর তারাই যারা 
5 ৬ 2/ পতি ৩ পি পাঠ ২ পা উরে 333/73 তা ৮:৯০ 5554 A 
১:৬৩ ০৯৫৫ ৯৬৮০৪ 09? ৩৮০৯৯ 5 ০১] Oras 


পি A 0 শে > 
বিচার দিনের সাক্ষাদেয় যারা এবং বঞ্ষিতের এবং প্রার্থনাকারীর জন্যে অবগত 
37 এ এট ৩ A 
৬৬ 


EE CETTE পু পা ৮৬১ পাও ৬৫৮ 
৪2) ১০ ১৫৪ ৯২৪৯০ ৪০১০৩ ৩ ৯ ৩৫১০ 
ভাদের রবের আযাব নিশ্চয় ভয়কারী তাদের রবের আযাব থেকে তারা যারা "এবং 
23 7/32, / 2337/2994 

৮১ CMe 54 

রো 
সতরক্ষণকারী তাদের লজ্জরাস্থানসমূহের তারা যারা এবং নিরাপদ নয় 
৮০৫৫2504৩০৮ ৮৫ ১4৮৮৮ পে ঠা ৩ ৮৩৫ 
৯৯৮৪১৬৪ ৪৩ 2 (৫৯১১1 
রা 

নয় ভয় অতঃপর 0০৮০৫: যা অথবা তাদের স্ত্রীদের 

AIGA TE তর ১1 25 BF Ald Hl mel ৬ পাও Ad 

® || ৬ || 5)! NOUN ১০ & 
৩১১ 20 ৩১৬৩০ (৯ ০৯১৩ ০১১ 3s এ ০১৯ 
যারা এবং সীমালংঘনকারী তারাই এৰ রর এটা ছাড়া চায় যেঅতঃপর 


25 শি ৩111৫ 2 পার্ক শর্ত 72212 ভে পাঠে খত 
1S OME rh ৩2১৬ 95১18১৪০৮92 
তাদের সাক্ষ্যগলোতে তারা যারা এবং পালনকারী তাদের ওয়াদার ও তাদের আমানত ক্ষেত্রে 

২৩। যাহারা নিজেদের নামায রীতিমত আদায় করে; ছে 

২৪-২৫ । যাহাদের ধন-মালে প্রার্থনাকারী ও বঞ্চিতের একটা নির্দিষ্ট অধিকার রহিয়াছে; 

২৬। যাহারা বিচার দিনকে সত্য মানে; 

২৭। যাহারা তাহাদের খোদার আযাবকে ভয় করে- 

২৮। কেননা তাহাদের খোদার আযাব এমন নয়, যাহার ভয় না করা কাহারও পক্ষে সম্ভব; 

২৯। যাহারা নিজেদের লজ্জাস্থানের সংরক্ষণ করে- | 


৩০। -নিজেদের স্ত্রী কিংবা স্বীয় মালিকানাধীন মেয়েলোক ছাড়া যাহাদের হইতে সংরক্ষিত না রাখায় তাহাদের প্রতি কোন 
তিরক্কার ভর্ংসনা নাই। 


৩১। তবে ইহা ছাড়াও যাহারা আরও চাহিবে তাহারাই সীমালংঘনকারী লোক। 
৩২। যাহারা নিজেদের আমানতসমূহের রক্ষণাবেক্ষণ এবং নিজেদের ওয়াদা-প্রতিশ্রতি রক্ষার বাধ্যবাধকতা পালন করে, 
৩৩1 যাহারা সাক্ষ্যদান ব্যাপারে পরম সততার উপর অবিচল হইয়া থাকে, 


১৯৫৬০ 


| 
A 
A 


py 


০৬১১৯ ৩০৫৩৩৩০২০০২ 


সত্‌ 
bl CSS 


৩ ৩255557৮১5৮: 


১৪, 


৭০ সূরা মা'রিজ 2২০ পারা২৯ 
৩ ১১১৯৭, 


৫ 28 ৫5 পপ ত ৩ পর্বত Hd ৩০ ৩৩ বর] 
৩১৯ ৩৬:৩ 95১৩০৪0০455 0255 5 | 
ছমাহ মা সংরক্ষণকরে তাদের নামাযের তারাই যারা এব. 
ALY পাঠ ERA 129৮৮. 225 পর্ Es doar পে 
৬৮৪ ০১৪৪০ ৩5 1১,২০5 2১৩) ০৩৩ ৪ ox 
থেকে দৌড়ে আসছে তোমার সামনে কুফরী করেছে যারা (তাদের) কি অতএব সন্মানিত 

24 2০6 


2৬%%. ৩১) ৪০1৮৫ ৮5 2 
ol vs (5৮ ৪) © ৩95 ৩80৬৮ £ ৩:৯১ 


Ed রর 
কটি) 
যে তাদের ব্যক্তি প্রত্যেক লোভকরে কি দলে দলে বাম দিক থেকে ও ডান দিক 


38 55255 ৩১ 8555৬ 5 ESS 


না অতএব তারা জানে বাতা) থেকে তাদের আমরাসৃষ্টি আমরা কখনওনয় নিয়ামতের জানাতে প্রবেশকরানো হবে 
করছি 


প্লে 2৮ 3 ৫ 1০৮ AME রি 
১১৬৬৪) Li ১১৯ এ Ge ৩০৮ 


22 
| 
সক্ষম অবশ্যই আমরানিশ্চয় অস্থাচলসমৃহের ও উদয়াচল সমূহের রবের জী 


৩৪। আর যাহারা নিজেদের নামাযের সংরক্ষণ করে- 
৩৫। এই লোকেরা সম্মান সহকারে জান্নাতের বাগানসমূহে অবস্থান করিবে। 

রুকৃ' £ঃ ২ 
৩৬-৩৭। অতএব হে নবী ! কি ব্যাপার হইয়াছে, এই কাফের লোকেরা ডান দিক ও বাম দিক হইতে দলে দলে তোমার 
দিকে দৌড়াইয়া আসিতেছে কেন৭? 


৩৮। তাহাদের প্রত্যেকেই কি এই লোভ পোষণ করে যে, তাহাকে নি' আমতে পরিপূর্ণ জান্নাতে দাখিল করিয়া দেওয়া 
হইবেঃ 


৩৯। কক্ষণই নয়। আমরা যে জিনিস দিয়া তাহাদিগকে সৃষ্টি করিয়াছি, তাহা তাহারা নিজেরাই জানে। 


৪০। অতএব নয়, আমি শপথ করিতেছি, উদয়-স্থলসমূহ ও অন্তস্থলসমূহের মালিক” খোদার! আমরা তাহাদের হইতে 
উত্তম গোক লইয়া আসিতে পারি। | 


০৩২০৩ 


২২০১ 


He Ta ad 


১৯১ 


সস 


শি 


০১ 


পি 


১ 


স্টস্১এস 


৭। এখানে তাদের কথা উল্লেখ করা হয়েছে যারা নবীর (সঃ) দাওয়াত, তবলীগ ও কুরআন পাঠের আওয়াজ শুনে ঠা্া-তামাশা ও বিহুপাত্বক ধ্বনি দেয়ার জন্য 
চারদিক থেকে দৌড়ে আসতো। 


৮! “উদয়স্থলসমূহ ও অন্তস্থলসমূহ' শব্দ (বহবচনে। ব্যবহার করা হয়েছে। কারণ, বংসরের যধ্যে সূর্ধ প্রতিদিন এক নতুন কোপে উদয় হয় ও এক নতুন কোণে অস্ত 


যায়। তাছাড়া পৃথিবীর বিভিন্ন অংশে সূর্য পৃথক পৃথক সময়ে ক্রপ্থায়ে উদিত হতে ও অন্ত যেতে থাকে। এদিক দিয়ে বিবেচনা করলে উদয়স্থল ও অন্তস্থল এক 
নয় বরং বই । 


পপ 


০৫৩৩৫৫৫৫৫০৯ ৯৯১১১৯১৯৯১৯ 


৭০ সূরা মা'রিজ ১২১ পারা ২৯ 
SSS SS i ৯৯৯৯ 
পর 2৬295 224 292 AEA UME 
56৮০ এপ 1৯ ০৮৬ তা & 

বদলাবো আমরা উপর 

রি 28৫ 22 36% 

০:৯ "১৬ 

ঝগড়াতে থাকুক তাদের ছাড় অতএব 

/ পে 2332327 ৫2৫ YY 323/733 2৯৫ 

৩5 ৩১৯৪ 22 OU: UM! 

থেকে তারাবের হবে যেদিন তাদের ওয়াদা করাহয়েছে যার 

24 $220 ২৫ 2৯০৫ হি 
| 2৮০১৬ ও ০৮০৪৯ শপ এ] ঘি 

অবনত দৌড়াচ্ছে 
এ ও ৪৩৮ 


6 ২০১১৩৮০৪2০৬ GH % 


ওয়াদা করা হয়েছিল যার সেদিন 


« 


৪১। আমাকে অতিক্রম করিয়া যাইতে পারে এমন কেহই নাই। 

৪২। কাজেই এই লোকদিগকে তাহাদের অশ্লীল কথা ও খেল-তামাশায় লিপ্ত হইয়া থাকিতে দাও, যতদিন না তাহাদের 
নিকট করা ওয়াদার দিনটি পর্যন্ত তাহারা পৌছিয়া যায়। 

৪৩। ইহারা নিজেদের কবর হইতে নির্গত হইয়া এমনভাবে দৌড়াইয়া যাইতে শুরু করিবে, যেন নিজেদের দেবতাদের 
স্থানসমূহের দিকে দৌড়াইতেছে। 

88 । তখন তাহাদের দৃষ্টি অবনত হইবে, অপমান-লাঞ্ছ না তাহাদের উপর সমাচ্ছন্ন থাকিবে, এই দিনটিরইতো ওয়াদা 
তাহাদের সহিত করা হইতেছিল। 


০০০০ 


CSE 


{EE 


৭১ সূরা নূহ ১২২ পারা২৯ 
: (0০০০০5৩৩০০৩ LLL LEY 


L সূরা নুহ 


নামকরণ 


এ সূরাটির নাম 'নূহ’ । এতে আলোচিত বিষয়াদির শিরোনামও এটাই । কেননা, এতে শুরু হতে শেষ পর্যন্ত হযরত 
নূহে'র (আঃ) কাহিনীই বলা হয়েছে। 


১১৬৪১ 


তু লু চু SSS 
RARER NARRATE EARS TARGET RSG ETAT LT STL TST 


[ও 
fl 


নাযিল হওয়ার সময়-কাল 


মক্কা শরীফে অবস্থানকালের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহের মধ্যে এটাও একটা। কিন্তু এতে আলোচিত 
বিষয়াদির অভ্যন্তরীণ সাক্ষ্য হতে জানা যায়, এটা নাযিল হয়েছিল তখন যখন রসূলে করীমের (সঃ) দ্বীনী দাও আত ও 
তবলীগের বিরুদ্ধে মক্কার কাফেরদের শক্রুতামূলক কর্মতৎপরতা খুবই তীব্র হয়ে উঠেছিলো। 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


এ সূরায় হযরত নৃহের (আঃ) কাহিনী বলা হয়েছে; কিন্তু তা কেবলমাত্র কাহিনী শুনাবার ও গল্প বলবার ছলেই বলা 
হয়নি, মক্কার কাফেরদেরকে সাবধান ও সতর্ক করবার উদ্দেশ্যেই -এ কাহিনী বর্ণনা করা হয়েছে। এ বর্ণনার মাধ্যমে 
আল্লাহতা, আলা তাদেরকে বলতে চেয়েছেন, হযরত নৃহের (আঃ) সঙ্গে তীর সময়কার জনগোষ্ঠী যে আচরণ ও ব্যবহার 
করেছিল, আজ তোমরা (যুগ ও শতাব্দীর পরও) হযরত মুহাম্মদ (সঃ)-এর সঙ্গে ঠিক সেই আচরণ ও ব্যবহারই করছো । 
এক্ষণে তোমরা যদি তোমাদের এই আচরণ হতে বিরত না থাক, তাহলে তোমাদেরকে ঠিক সেই পরিণতিরই সম্মুখীন 
হতে হবে যার সম্মুখীন হয়েছিল সেদিন হযরত নৃহের আঃ) জনগোষ্ঠী। এ কথাটা গোটা সূরার কোথাও স্পষ্ট ভাষায় বলা 

| না হলেও যে ক্ষেত্র ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মক্কাবাসীদের এ কাহিনী শুনানো হচ্ছে, সে পটভূমিতে এ বক্তব্য স্বতঃই 
স্পষ্ট ও প্রতিভাত হয়ে ওঠে। 


প্রথম আয়াতটিতে বলা হয়েছে হযরত নূহ্‌কে (আঃ) রসূলের পদে নিয়োজিত করাকালে যে কাজের দায়িত্ব তীর ওপর 
অর্পণ করা হয়েছিল তার কথা। 


২-৪ নম্বর আয়াত কটিতে বলা হয়েছে, তিনি কিভাবে স্বীয় দাও’ আতী কার্যক্রম শুরু করলেন এবং নিজের জাতি ও 
জনগোষ্ঠীর সামনে কি কথা পেশ করলেন। 


এরপর দীর্ঘ কাল পর্যন্ত দাও আত ও তবলীগের কঠিন দায়িত্ব পালনে অকথ্য কষ্ট ও ত্যাগ-তিতিক্ষা স্বীকার করার পর 
হযরত নৃহ্‌ (আঃ) যে কার্যবিবরণী আল্লাহ্‌ রব্বুল আলামীনের সমীপে পেশ করেছিলেন তা ৫-২০ নম্বর আয়াতসমূহে বলা 
হয়েছে। তিনি কি কি ভাবে স্বীয় জনগোষ্ঠীর লোকদেরকে সত্য ও সঠিক পথে আনবার জন্যে নিরবঙ্ছিন্নভাবে চেষ্টা-প্রচেষ্টা 
চালিয়েছেন এবং জাতির লোকেরা তীর বিরুদ্ধে কিরূপ হঠকারিতার আচরণ করেছে, তা সবই তিনি এ পর্যায়ে নিবেদন 
করেছেন। 


এর পর ২১-২৪ নম্বর আয়াত কটিতে হযরত নৃহের (আঃ) সর্বশেষ আবেদন উদ্ধৃত করা হয়েছে। তাতে তিনি তীর 
খোদার নিকট নিবেদন করেছেন এ জাতি আমার দাও আত সম্পূর্ণভাবে প্রত্যাখান করেছে। তারা নিজেদের নাকে বাধা 
রশি তাদের প্রধান (নেতা)-দের হাতে সঁপে দিয়েছে। আর তারা সর্বত্র এক ব্যাপক বিরাট ষড়যন্ত্র জাল বিস্তার করে 
এখন হেদায়াত কবুল করার মৌল যোগ্যতা বা সুযোগটাই তাদের হতে কেড়ে নেয়ার সময় উপস্থিত হয়েছে। 
হযরত নূহ (আঃ) এরূপ কথা ধৈর্যহীনতা বা সহনশীলতার শেষমাত্রা অতিক্রান্ত হয়ে যাওয়ার দরুনই বলেছেন, এমন কথা 
মনে করা যায় না। শত শত বছর কাল ধরে অত্যন্ত কঠিন প্রতিকূল ধৈর্যের বাধ চূর্ণকারী অবস্থার মধ্যে দ্বীনী দাও” আত 
প্রচারের দায়িত্ব তিলে তিলে পালন করার পর তিনি তীর জাতির জনগণের দিক হতে যখন সম্পূর্ণ নিরাশ হয়ে গিয়েছিলেন 
তু 


৩2 SCO CSCC DTD TDD DN TT 2 TDD TD TD STD SDN DT a DDE 


সু প্র fr fT gE Eff 


3২ 


সি 


টি 


৭১ সূরা নৃহ ১২৩ 


PEA TANCaAVAN ARAYA TAN সত 


” NaN ন 
ES AE SELES A TION EET TL TN PT TENNANT AED রস্পুর 


ঠিক তখনই তিনি এ সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হলেন যে, এ জাতি, এ জনগোষ্ঠীর হেদায়াত গ্রহণের আর কোন সপ্ভাবনাই 
অবশিষ্ট নেই। বস্তুত তীর এ মত স্বয়ং আল্লাহতা” আলার ফয়সালার সঙ্গে পুরামাত্রায় সংগতিপূর্ণই ছিল। ঠিক এ কারণেই 
এর পরবর্তী ২৫ নম্বর আয়াতে বলা হয়েছে, এ জাতির লোকদের ওপর তাদের নিজেদের দুঙ্কৃতির দরম্নই আল্লাহর আযাব 
নাযিল হয়ে গিয়েছে। 

শেষ আয়াতে হযরত নৃহের (আঃ) একটি দো'আ উদ্ধৃত হয়েছে। ঠিক আযাব নাযিল হওয়াকালেই তিনি এ দো”আটি 
তাঁর খোদার নিকট করেছিলেন। এ দো’ আয় একদিকে তিনি নিজের ও সমস্ত ঈমানদার লোকদের জন্যে মাগফিরাত 
প্রার্থনা করেছেন এবং অপর দিকে তীর জাতির কাফের লোকদের সম্পর্কে তিনি আল্লাহর নিকট বলেছেনঃ তাদের 
একজনকেও পৃথিবীর বুকে বসবাস করার জন্য জীবিত রেখ না; কেননা, তাদের মধ্যে এখন একবিন্দু কল্যাণও আর 
অবশিষ্ট নেই, তাদের বংশে যে অধস্তন পুরুষই মাথা তুলবে তারা কাফের, ফাসেক ও অত্যাচারী, বর্বর, পাপীষ্ঠ হয়েই 
উঠবে। 

এ সূরাটি অধ্যয়নকালে হযরত নৃহের (আঃ) বিস্তারিত ঘটনাবলী কুরআন মজীদের অন্যান্য স্থানে যা যা বলা হয়েছে 
তাও সমানে থাকা আবশ্যক।-এ জন্যে সূরা আল অ” রাফ ৫৯-৬৬ নম্বর আয়াত, ইউনুস ৭১, ৭৩, হৃদ ২৫-৪৯, আল . 
মু’ মিনুন ২৩-৩১, আশ্ৃশু’আরা ১০৫-১২২, আল-আনকাবৃত ১৪, ১৫, আস-সাফফাত ৭৫-৮২, আল-ক্কামার ৯-১৬ 
নম্বর আয়াত দরষ্টব্য। 


TA TIT A DATA vara Ara 


yr 


CAC CSCO aa 


সে এত ক তা - ত এ ত: 
be? Jat Tc dl he HE nF AFP HE IP তিক PPE PPP PPP PPT PPE IPRA কক 
A A a 


bad, Hdl 


কাক স্বজন তির LAT এপ ৬৯৮ 


সব, ৫ সু ০ স্ব ০ এ স্ব এ সু এ সদ ৯ ৮ ১৮০ টল ০ 


সই এসি ASAE UAT et 


৭১ সূরা নূহ . ১২৪ | পারা২৯ 


রা? 


LAY 4 চি 2/22 


০৯ ৮১৯ (01) 


0 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে(শুরু) 


হি 


রি ৫ ১৮৫ 24 2৫. টি 
৩ HEB ৩5৩ LY ৬৪ 


0 912৩৩ 45S 


A IIE, ৮৮৪, 
25 5. 6৯27 5 21 


মাফ তিনি আমার আনুগত্য 
কর কর 


6৮41৫ শা) mi? € 5 
৫০ এল ৫) EES 


যখন আল্লাহর নির্ধারিত নিশ্চয় নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ এবং 


কাল সি 
9০৯৮৩ বর্ভিি 
® 


অবগত তোমরা হতে যদি বিলষিত করাহয় না 
১। আমরা নূহ্‌কে তাহার জাতির জনগণের প্রতি পাঠাইয়াছি (এই নির্দেশ সহকারে) যে, সে তাহার জাতির জনগণকে 


সাবধান করিবে তাহাদের উপর এক ভয়ানক উৎপীড়ক আযাব আসার পূর্বে। 
২। সে বলিলঃ "হে আমার জাতির জনগণ! আমি তোমাদের জন্য একজন সুস্পষ্ট ভাষায় সাবধানকারী (নবী)। 


৩। তোমাদিগকে সাবধান করিতেছি যে, তোমরা সকলে এক আল্লাহর দাসতৃ কর, তীহাকে ভয় করিয়া চল ও আমার 
করিয়া কাজ কর। 

৪। আল্লাহ তোমাদের গুনাহখাতা মা’আফ কারয়া দিবেন এবং তোমাদিগকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচাইয়া 

রাখিবেন১। সত্য কথা এই যে, আল্লাহর নির্দিষ্ট সময় যখন আসে তখন আর উহাকে রোধ করা যায় না২। তোমরা যদি 

জানিতে. তবে কতই না ভাল হইত” । 


অর্থাৎ যদি তোমরা এ তিনটি কথা মেনে নাও তবে আল্লাহতা' আলা তোমাদের স্বাভাবিক মৃত্যুর জন্যে যে সময় নষ্ট করেছেন লে সময় দত দু 
তোমাদের জীবন ধারণের অবকাশ দান করা হবে। 


হে 
G2 rd রণ পা 
৮৮ 2 / Lie ০ FA J 
৩ ৩৮ 9০523 উড 
যখনই আমি.নিশ্য় এবং পলায়ন ছাড়া আমার ডাকে 


১৫২৫ পর্ণ এ ১০1 পর 5 র্প 
কি ৯১৬৬ রি 
win! 2 > এ প্র 
তাদেরকাপড় বার চারা ঢেকেছে ও তাদেরকানগুলোর মধ্যে তাদের আংগুল 
গুলকে 
SVG AEDS নি এত 21672111245 2124৫ 
1০১৪৯০৮৯৮১0 ১০০৩ 141 2 hire 


প্রকাশ্যে তাদেরডেকেছি আমি নিশ্চয় অতঃপর বড়ই অহংকার 


পা এস ১৯০১৬ 


a aT Na 


অহংকারকরেছে এবং 
তারা 


ঞ্া 


খে আব এ ৬ আব খৰে 


হয়েছে 
YY NAA 552 SAH প 3970 চঠপাঠল wi 


rire ss eau 5৮) 


Pad 
গোপনে বলা তাদেরকে আমি গোপনে এবং তাদের জন্যে আমি ঘোষণা আমি নিশ্চয় 
বলেছি দিয়াছি 


রণ < এত ২৫৫42011061 ৮ 
He ০ )৮০19৬ ৩০6৫ ০৩ 


পাঠাবেন তিনি বড়ক্ষমাশীল হলেন তিনি নিশ্চয় মি তোমরা মাফ 


bh OE 
৫। সে নিবেদন করিলও ঃ 'হে আমার খোদা! আমি আমার জাতির জনগণকে দিন রাত ডাকিয়াছি। ॥ () ) 
৬। কিন্তু আমার ডাক তাহাদের এড়াইয়া চলার মাত্রা বৃদ্ধিই করিয়া দিয়াছে। 
৭। আর যখনই আমি তাহাদিগকে ডাকিয়াছি__ যেন তুমি তাহাদিগকে মা' আফ করিয়া দাও, তাহারা তাহাদের 


কানে 
অংগুলি ঠুসিয়া দিয়াছে এবং নিজেদের কাপড় দ্বারা মুখ ঢাকিয়া৪ লইয়াছে। নিজেদের আচরণে তাহারা অনমনীয় হইয়া 
দীড়াইয়াছে এবং খুব বেশী অহংকার করিয়াছে। 


৮। পরে তাহাদিগকে আমি উচ্চস্বরে ডাকিয়াছি। 
৯। পরে আমি প্রকাশ্যভাবেও তাহাদের নিকট দ্বীনের দাও' আত পৌছাইয়াছি; গোপনে-গোপনেও তাহাদিগকে রঃ 
১০। আমি বলিয়াছি, তোমরা তোমাদের খোদার নিকট ক্ষম৷ চাও। নিঃসন্দেহে তিনি বড়ই ক্ষমাশীল। _ বুঝাইয়াছি। 


১১। তিনি তোফ্কাদের জনা আকাশ হইতে বৃষ্টি বর্ষণ করিবেন। 


৩। মধ্যে এক দীর্ঘকালের ইতিহাস ত্যাগ করে এখন হযরত নৃহের (আঃ) সেই আবেদনটি কর! হচ্ছে যা তিনি তাঁর রেস 
রে | উদ্ধৃত লতের শেষ পর্যায়ে আল্লাহতা' আলার 
৪1 মুখ ঢাকার কারণ হয় এই ছিল যে, হযরত নৃহের (আঃ) কথা শোনা তো পূরের কথা তার। তাঁকে চোখে দেখতেও পছন্দ করতো মা; অথবা! তারা এ জন্যে এ ব্রকম 
পরতো যাতে তার সমুখ থেকে যাওয়ার সময় তায় মুখ লুকিয়ে চলে যেতে পারে; হযরত বৃহ আঃ) তাদের চিনতে পেরে তাদের সংগে কথা বলার সুযোগ যেন না 

$ 


১০৬০০৬০৯০০০ 
হি তেে৫৩৩৫৩2670045445419-57-57গ755255-5৮০৮০৯৮২৯০৯০০৯১৮৯১৪৯/ 


দিয়ে 


সমূহ 
4 32 2 টি 
9925 4১ ৩5 এ ৫ 
মর্যাদা আল্লাহরজন্যে তোমরা আশা কর না তোমাদের কি হয়েছে lh তোমাদের জন্যে 


06 


নাই কি পর্যায়ক্রমে 0:77 তিনি সৃষ্টি 


gre 4 23. রি) > Ad তি ৮ 
১৯ ১৪১ ০ 5 ৪ 
আলো তার মধ্যে চাদিকে IS এবং স্তরে স্তরে 


এপার 2 A PALA RL Fd 
১৪১ 2 Las 
মৃত্তিকা থেকে তোমাদের উত্তৃতঠ আল্লাহ এবং 
করেছেন 
2 22 রর পা ১ 


০2৮০ >) ভিসা 


এবং তার মধ্যে 


১২। তোমাদিগকে ধন- ইস্ট ি তোমাদের জন্য বাগ-বাগিচার সৃষ্টি করিবেন, 
আর তোমাদের জন্য ঝর্ণা ও খাল প্রবাহিত করিবেন। | 
১৩। তোমাদের কি হইয়াছে, তোমরা আল্লাহর জন্য কোনরূপ মান-মর্ধাদারও আশা পোষণ কর নাৎ। 

১৪। অথচ তিনি তো নানা পর্যায়ে তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন৬। 


১৫। তোমরা কি লক্ষ্য কর না যে সব্লাহ্‌ কিভাবে সাত আসমান স্তরে স্তরে নির্মাণ করিয়াছেন। 

১৬। আর উহাতে চন্দ্রকে আলো ও সূর্যকে প্রদীপ বানাইয়াছেন? 

১৭। আর আল্লাহতা" আলা তোমাদিগকে ভূতল হইতে বিশ্বয়করভাবে উদ্ভূত করিয়াছেন" । 

১৮। পরে তিনি তোমাদিগকে এই মাটিতেই ফিরাইয়া লইবেন, আর উহ! হইতে সহসাই তোমাদিপকে বাহির করিয়া 


অর্গাৎ দুনিয়ার ছোট ছোট ধনী ও সরদার শ্রেণীর লোকদের সম্পর্কে তোমরা চো এই মনে কর যে. তাদের মর্যাদার বিরুদ্ধে কোন কাজ করা বিপদজনক, 
বিশ্বপ্রভুও যে কোন মর্ঘাদাসম্পল্ন সত্তা এ কথা তোমরা মনেও কর ন৷। ছার বিরুদ্ধে তেমর| বিমোহ কর, তাঁর প্রতুত্বের ঘধো অন্যকে অংশীদার সাব্যস্ত কর, 
তাঁর আদেশ -নির্দেশেয় অবাধ্যতা কর, তবুও তোমাদের মনে এ আশংকা দেখ! দেয় না যে, তিনি এর শান্তি দান করধেন। 

৬ অর্থাৎ মৃষ্টিকাৰ্গের বিভিন্ন পর্ঘায় ও পদ্ধতির মধ্য দিয়ে তিনি তোমাদেরকে বর্তমান অবস্থায় এলেছেন। 

৭ এখানে শুস্ঠিকার উপাদান থেকে মানুষ সৃষ্টিকে উত্তিদ উদ্গমের সংগে তুলনা করা হয়েছে। এমন এক সময় ছিল যখন এই তৃপৃষ্ঠে উদ্ভধিল বর্তমান ছিস লা। তার 
পর আল্লাহতা' আল! জুপৃষ্ঠে উত্তিদ উদগত করেন। মানুষের অবস্থাও অনুজপ। এক সময় এমন ছিল যখন তৃপৃষ্টের উপর মানুষ বলতে কিছু ছিল না; পরে 
আন্টাহতা' আল! এখানে মানুষের চারা দাপালেন। 


৯০১৩১ ১৮১৮২০৮৯১৪৯, 


CCA OD 


৪5 HLS ৪৬০৪9 IS 


ত প্ৰ পহনণহতহ{ < অব এজ 
পর বোর তা 
Us 
টি তাথেকে তোমরাচলো রি বিছানা পে. যমীনলকে তোমাদের জনে। বানিয়েছেন 


2৪৫ A 2৬2 পার 


DI 


LN Hl 
€ 2 ৬৬ নর পর্ণ ৬ | ১. 
19১ 5 ১৮ 8) ৬ 7 0৬6 ৬ ১৯১০০ jl 
bole bat এবং মামৰ ত তারা নিশ্চয় হে রব নূহ টি টা 
4 
ES did ৫ ঠেলা রত ৫7১2 পাও 24 ॥ 
৫৫০ ৪ ৫৫ NL ৫৩৩১ ৪ I 65214 ৩21 
তারা ষড়যন্ত্র করেছে এবং লোকসান বাতীত তার সর্তশ ও তার মাল তকে বাড়ার নাই (ভার) fy 
(আর কিছুই) টা । | 
৫5৮4৫ 34 Pd ৫4 A < AE ১৮ SA ৮৮ সরলা | 
66255 রখ) 2 5০29 1৩21 
কখনও তোমর। না এবং ঢা কখনও তোমর। না তারা বলেছে এবং অতি বড় ষড়যন্ত্র ’ 
ছেড়ে। দেরকে ছেড়ে। 
|. 8% সহ ৪ ৫5৮৫ ৫ 2 
রি ০ € 
৮০১ 35 2 25৭5 হজে 51621 
নছরকে ও ইইয়াউককে আর য়াগৃছকে না এবং সৃয়’'আকে না ও ওয়াদ্দাকে 
Y পর্ণ 2 22 রী বনে 22%, 7 Y 
1৩ 2, ০2১ 23° 2৫ 14555) ৪০1 Us ৃ 
রি পথত্ষ্টতা ছাড়া না এবং অনেককে তারা পথভ্রষ্ট নিশ্চয় এঘং A 
h করেছে |) 
১৯। বস্তুত আল্লাহ্‌ ভূতলকে তোমাদের জন্য শয্যার ন্যায় সমতল করিয়া বিছাইয়া দিয়াছেন, | 
২০। যেন তোমরা উহার মধ্যে উন্মুক্ত পথ-ঘাট দিয়া চলাচল করিতে পার।” 
২১। নূহ বলিলঃ 'হে আমার খোদা! উহারা '্মামার কথা প্রত্যাখ্যান করিয়াছে ও সে সব (সমাজ প্রধান)-দের আনুগত্য | 


ূ অনুকরণ করিয়াছে যাহারা ধন-মাল ও সন্তান পাইয়া আরও অধিক ব্যর্থকাম হইয়াছে । 
২২। এই লোকের বড় সাংঘাতিক ষড়যন্ত্রের জাল বিস্তার করিয়া রাখিয়াছে। 


২৩। তাহারা বলিলঃ "তোমরা কিছুতেই নিজেদের উপাস্যদের ত্যাগ করিবে না, ছাড়িবে না অদ এবং সূয়াকে ইয়াগুস, nS 
{| ইয়াউক ও নসরাকেও নয়দ। f 
২৪। তাহারা বিপুল সংখ্যক লোককে পথত্র্ট করিয়াছে। আর তুমিও এই লোকদিগকে গুমরাহী ভিন্ন অন্য কোন বিষয়ে 
উন্নতি দিবে না৯। টি রিনিতা \ 


৮। এখানে নৃহের জাতিয় উপাস্য দেবতাদের মধ্যে -সেইগুলোর নাম উল্লেখ কর! হয়েছে। আরববাসীরা পরে যেগুলোকে পূজা করতে শুরু করেছিল। ইসলামের 
স্চনার সময় আরবে স্থানে কানে এই দেবতাদের মন্দির দেখ! যেতো । 


৬ হযরত দৃহের (আঃ) এই অভিশাপের কারণ তাঁর অধৈর্য নয়, বরং কয়েক শতাজী ধরে তবলীগের যথাযথ দায়িত্ব পালন করার পরও যখন তিনি নিজের জাতিয় ; 
ES ET) 


চপ ে257-৮5৯০১৮০১ DD 


রী 
KE 


১২৮ পারা২৯ 


ন bd - ত ক yf পা, 
AS LOAD ANAT LUA এ ৫ কত এত এ এ পাট ৯৯৯ TAT AA ANAT AAAS এ খাস এ২৭ এ ৯ ৯ নিউ টি ক ৯০৯৯ 


22 ঠ ক 2 23 f 
1১৩৯ ওঃ 5 12৯১ 8) 1 ১৪৮১ এ | 


তারা পায় নাই অতঃপর আগুনে দাখিল হয়েছে অতঃপর তাদেরডুযান হয়েছে তাদের অপরাধসমূহের একারণে 
কর 


বরা SR AZT €(₹.. 5 ১:৩৮ ৯০ 
bn =) প্৯ U৩ 9 01৫2), dnl ১১১ ০ = 
ন্‌! রো রব নূহ, বলল এবং সাহাযাকারী হিসেবে আল্লাহ ছাড়া তাদের জনে) 
০৮৩9 153 ৩৪১৯৩ | (৩০ ০৪৮৯ ০৮১৩৩ 
যি আপনি নিশ্চয় কোন গ্হবাসী কাফরদের থেকে ঘযখীনের উপর ছাড়বেন 
চার ে লেচি 8 A Cad HAS ACA ব্রি 37 ৫ 
1৯৩ SD) 1১৩৩ ৯) 5 ৬) 1৯5১ ১১৬০ 
পাপাচারী ছাড়! তারা জ্বন্ দেখে না এবং আপনার বান্দাদেরকে তারা গোমরাহ তাদের ছাড়েন 
করবে 

ald 2 রা পর 5১552 w Ha 

১. ০2% 5 ৮৩৯ 5 BJA 2 91৫ 
প্রবেশ কবেছে যে (তার) জন্য: ও আমার পিতা- এবং আমাকেমাফ করুন হেজামারযব কট্টর কাফির 


মাতাকে ১ 
ILL ০৭ 2 পর পাও 211 ৫ তে A? CASO 
27 ১) 2 2 রা রর | 2 ৬১৩ রর 2 pi st ১০ 


পো oo 


LC CASA A CASAS A SCALA ASTD TAT DTD TDD TDD LR A ATCT UC PTT ra amar rane rT 


বাড়াবেন না এবং মুমিন স্ত্রীলোকদের ও মুমিন পুরুষদের জন্যে এবং মু'মিন রূপে আমার ঘরে | 
l [ £ [প্রি ৫ পাঠ ৃ 

৬ ৬ 
19৩ এ) ০৮৬) | 
ধ্বংস ছাড়া জালে মদেরকে 
অন্য কিছু Y 
= === Y 
২৫। তাহাদের লিজেদের অপরাধের দরম্নই তাহাদিগকে নিমজ্জিত করা হইয়াছে এবং অগ্নিকুণ্ড নিক্ষিপ্ত করা হইয়াছে। | 
এমতাবস্থায় তাহারা নিজেদের জন্য আন্তাহ্‌ হইতে রক্ষা করিতে রক্ষাকারী সাহায্যকারীরূণে পাইল না। র 
৷ আর নৃহ্‌ বলিল 'হে আমার খোদা; এই কাফেরদের-মধ্য হইতে তৃপৃষ্ঠে বসবাসকারী একজজনকেও ছাড়িও না। A 
২৭! তুমি যদি ইহাদিগকে এখানে ছাড়িয়া দাও তাহা হইলে ইহার! তোমার বান্দাহদিগকে র্‌ 
ইহাদের বংশে যাহারাই জন্বিবে-দূরাচারী ও কর কাফেরই হইবে। Sk ih ale Re ২ 
২৮। হে আমার খোদা! আমাকে ও আমার পিতা-মাতাকে এবং আমার ঘরে মু' মিনরূপে প্রবিষ্ট হইয়াছে এমন প্রত্যেক 
ব্যক্তিকে, আর সব মু'মিন পুরু্ষ ও মু'মিন স্ত্রীলোকদের ক্ষমা করিয়া দাও। আর যালেমদের জন্য ; 
J জিনিস বৃদ্ধি দান করিও না' । 7775 
পশম 


¢ 


৭২ সূরা জিন | ১২৯ পারা ২১ 
হত ELT TS TENNENT TONS CSN ১ 


| সূরা আল-ভ্ববিন্‌ 
নামকরণ 


আল-ভ্ববিন’ এ সূরাটির নাম। সে সংগে সূরাটিতে আলোচ্য বিষয়ের শিরোনামও এটাই । কেননা, ভ্বিনদের কুরআন 
শুনে যাওয়া ও নিজ জাতির সামনে ইসলামের দাও’ আত প্রচার করার ঘটনা এ সূরায় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। 


মস, 


DTT DID Ta OTT Dn 


. নাযিল হওয়ার সময়-কাল 
বুখারী ও মুসলিম গ্রন্থে হযরত 'আবদুল্লাহ ইবনে আন্বাস (রাঃ) হতে বর্ণিত হয়েছে, হযরত রসূলে করীম (সঃ) তীর | 
কয়েকজন সংগী-সাথী সমতিব্যাহারে,উত্কাু নামক বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাখ্লা নামক স্থানে তিনি 
ফযরের নামায পড়ালেন। এ সময় স্বিনূদের/একটা বাহিনী এতদঞ্চল অতিক্রম করে যাচ্ছিল। কুরআন পাঠের আওয়াজ 
শুনে ভারা থমকে দীড়াল ও গভীর মনোনিবেশ সহকারে কুরআন শ্রবণ করতে থাকল্মে। এ সূরায় এ ঘটনারই আলোচনা 
করা হয়েছে। অধিক সংখ্যক তফসীরকার এ বর্ণনার ভিত্তিতে মনে করেছেন, আসলে এটা প্রখ্যাত তায়েফ যাত্রাকালীন এক | 
ঘটনা। হিজরতের তিন বছর পূর্বে দশম নববীতে এ ঘটনা সংঘটিত হয়েছিল। কিন্তু কয়েকটি কারণে এ ধারণা ঠিক নয়। 
কথিত তায়েফ সফরে স্তব্িনদের কুরআন শ্রবণের যে ঘটনাটি ঘটে, তা একটি স্বতন্ত্র ঘটনা। সে ঘটনার বিবরণ সূরা 
আহকাফের ২৯-৩২ নম্বর আয়াত ক'টিতে বলে দেয়া হয়েছে। এ আয়াত কটি পাঠ করলেই জানা যেতে পারে যে, এ সময় 
যে স্বিন কুরআন মজীদ শুনে ঈমান এনেছিল সে পূর্বেই হযরত মূসা (আঃ) ও আসমানী কিতাবাদির প্রতিও ঈমানদার : 
ছিল। পক্ষান্তরে আলোচ্য সূরার ২-৭ পর্যন্তকার আয়াত কটিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, এ সময় কুরআান শ্রবণকারী 
দ্বিনেরা ছিল বহু সংখ্যক এবং তারা মুশরিক ছিল। তারা পরকাল ও নবৃয্যুত-রিসালাতের প্রতিও ঈমানদার ছিল না, ছিল 
তার প্রতি অবিশ্বাসী, তার অমান্যকারী। অধিকন্তু ইতিহাস হতে প্রমাণিত হয়েছে যে, উপরোক্ত তায়েফ যাত্রায় হযরত 
যায়েদ ইবনে সাবিত (রাঃ) ব্যতীত আর কেউ রসূলে করীমের (সঃ) সংগী ছিল না। আলোচ্য সফরের অবস্থা সম্পূর্ণ : 
ডিন্নতর। এ সফর সম্পর্কে হযরত ইবনে আব্বাস (রাঃ) বলছেন, এতে কয়েকজন সাহাবী রসূলে করীমের (সঃ) সংগী 
গু ছিলেন। উপরন্তু বু ক'টি হাদীসের বর্ণনা হতে এই একটা কথাই জানা যায় যে, এ সফরে স্ত্বিন কুরআন শুনে ছিল তখন, 
বখন নবী করীয (সঃ) তায়েফ হতে মক্কা প্রত্যাবর্তন করে নাথ্লা নামক স্থানে অবস্থান গ্রহণ করেছিলেন। আর আলোচ্য 
সফরে হযরত ইবৃনে আহ্বাসের (রাঃ) বর্ণনা অনুযায়ী স্ত্বিনদের কুরআন শ্রবণের ঘটনা সংঘটিত হয়েছিল তখন, যখন নবী 
করীম (সঃ) মক্কা হতে উক্কায বাজারের দিকে যাচ্ছিলেন। এসব কারণে নির্ভুল কথা এটাই হতে পারে বলে যনে হয় যে, 
সূরা আহ্কাফ ও সূরা স্ত্বিন এ দুটি সূরায় একই ঘটনার উল্লেখ করা হয়নি। মূলত এ দুটি ভিন্ন ভিন্ন ঘটনা এবং দুটি ভিন্ন 
ডিন্ন সফরকালে এটা সংঘটিত হয়েছিল। 
সূরা আহ্‌্কাফ-এ যে ঘটনাটির বিবরণ দেয়া হয়েছে, হাদীসসমূহ সে সম্পর্কে এক বাক্যে বলেছে যে, তা দশম নববী 
সনের সফরকালে তায়েফে সংঘটিত হয়েছিল। অতঃপর প্রশ্ন থাকে, এই দ্বিতীয় ঘটনাটি কবে সংঘটিত হয়েছিল? হযরত 
ইবনে আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত হাদীসে এ প্রশ্নের জবাব অনুপস্থিত। উপরন্তু নবী করীম (সঃ) কিছু সংখ্যক সাহাবী 
সমতিব্যাহারে 'উক্কায' বাজারের দিকে কবে যাচ্ছিলেন, তা কোন এঁতিহাসিক বর্ণনা হতেও জানা যায় না। অবশ্য 
আলোচ্য সূরার ৮-১০ পর্যন্তকার আয়াত কটি গভীর অভিনিবেশ সহকারে পাঠ. করলে মনে হয়, এটা নবুয়তের 
প্রাথমিককালে সংঘটিত একটা ঘটন! হতে পারে! এ আয়াত ক’ য়টিতে বলা হয়েছে, নবী করীমের (সঃ) নবৃয়ত লাভের 
পূর্বে উচ্চতর জগতের খবরাখবর জানবার জন্যে স্বিনরা আকাশলোক হতে কিছু একটা শুনে জেনে নেবার কোন না কোন 
সুযোগ পেয়ে যেত। কিন্তু তার পর তার! সহসা দেখতে গেল যে, চতুর্দিকে ফেরেশতাদের অত্যন্ত কড়া প্রহরা দাঁড়িয়ে 
গিয়েছে । আর সে সংগে জ্যোতিকমন্ডলি বর্ষিত হচ্ছে। তার ফলে কোথাও দাড়িয়ে কান লাগিয়ে কিছু একটা শুনে নেবে 
এমন স্থান তারা কোথাও পাচ্ছে না। এর দরুন পৃথিবীতে এমন কি ঘটন। ঘটে গেল যার জনো এরূপ কঠোর বাবস্থাপনা 
alles So tos ech esd nasal Sah SS est Hees Lh SL SLL 
যক এপ এ ত ও পপ CAA ea rE ACE Ln তত COON aD TOD De ee wad 


১০২ 


০০৬০ 


রব 
hl 
b 
» 
b 
b 

‘| 
ধু 
4 


ছা 


চি 


ৰ" + Nee Se ne Wot We Ne Ra a ২ 


সমস্ত দুয়ার বন্ধ করে দেয়া হয়েছে। 


আলোচ্য সূরাটির অধায়ন শুরু করার পূর্বেই স্তবিন্‌ সম্পর্কিত আসল তত্ব ও তথ্য জেনে নেয়া আবশ্যক । কেননা, এ 


|| পৰ্যায়ে মন-মগজ্জকে সকল প্রকার দ্বন্দ্ব হতে মুক্ত রাখার অন্য কোন উপায় নেই ৷ বর্তমান কালের বহুসংখাক লোক এ 


্ 
ৰ 
ৃ 
: 


ব্যাপারে খুব বেশী তুল ধারণায় নিমজ্জিত হয়ে আছে। তারা মনে করে নিয়েছে, স্কিন” বলতে কিছুই নেই, কোন বাস্তব 
জিনিসের নাম 'ভ্ববিন’ নয়। বরং এটা প্রাচীন কালের কুসংক্কারপূর্ণ ধারণাবলীর মধ্যেকার একটা ভিত্তিহীন বিশ্বাস মাত্র। 
তারা বিশ্বলোকের সমস্ত তত্ব ও তথ্য জেনে-শুনেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং স্তন বলতে কোথাও কিছু নেই বলে 
নিঃসন্দেহে জানতে পেরেছে এমন কথা আদৌ নয়। এমন কোন সংশয়মুক্ত নিশ্চিত জ্ঞানের দাবী তারা নিজেরাও করতে 
পারে না, করেও না। বিশ্বলোকে ইন্দ্রিয় নিচয়ের সাহায্যে যা কিছু তাদের গোচরীভূত হচ্ছে কেবল তাই আছে, তাছাড়া আর 
কিছুই নেই এরূপ কথা তারা নিতান্ত গায়ের জোরেই বলছে। এ কথার পশ্চাতে কোন অকাট্য যুক্তি বা প্রমাণই বর্তমান 
নেই। অথচ এ বিশাল বিশ্বলোকের বিশালতা ও পরিব্যান্তির ভূলনায় মানুষের ইন্দিয়ানুভূত কন্তুলোকের পরিধি সমুদের 
তুলনায় একবিন্দু পরিমাণও নয়। যদি কেউ ধারণা করে থাকে যে, যা ইন্দরিয়ানুভূত নয় তা বর্তমানও নয়, যা কিছুই আছে 
তা অবশ্যই ইন্দিয়ানুভূত হতে হবে; তবে সে নিজের মন-মানসিকতার অতীব সংকীর্ণতারই প্রমাণ পেশ করছে। উপরোক্ত 
ধরনের নীতিকে চূড়ান্ত মনে করে নিলে শুধু ভ্বিনই নয়, সরাসরি পরীক্ষণ-নিরীক্ষণের আওতাভুক্ত নয় এমন কোন 
সতাকেই মানুষ মেনে নিতে প্রস্তুত হতে পারে না_অন্য কোন ইন্দরয়ানুভূতি বহির্ভূত জিনিসকে বাস্তব বলে মেনে নেয়া তো 
দূরের কথা! 

কিছু সংখ্যক মুসলমান এ ধরনের.মন-মানসিকতার অধিকারী রয়েছে। কিন্তু কুরআন মজীদকেও তারা অসত্য বলতে 
পারে না, পারে না তার সত্যতায় অবিশ্বাস করতে । ফলে তার! বাধ্য হয়ে কুরআনে উদ্ৃত 'ভ্বিন', ইবলীস ও শয়তান 
সম্পর্কিত সুস্পষ্ট বর্ণনাসমূহের নানারূপ অপব্যাখ্যা দিয়ে সে সবের মূলোৎপাটনে সচেষ্ট হয়েছে। তারা বলে এসব জিনিস 
কোন বাস্তব ও স্বতন্ত্র অস্তিত্ব সম্পন্ন সত্তা নয়, এ কোন লুকিয়ে থাকা সৃষ্ট সম্তাও নয়। বরং কোন কোন আয়াতে তার দ্বারা 
"মানুষের অর্ন্তুনিহিত পাশবিক শক্তিসমূহ বুঝানো হয়েছে, যদিও তাকে শয়তান নামে অভিহিত করা হয়েছে। আর কোন 
কোন আয়াতে তার দ্বারা বুঝানো হয়েছে বন্য আরণ্যিক ও পার্বতীয় জাতিসমূহ। কোথাও বুঝিয়েছে সে সব লোক যারা 
আত্মগোপন করে থেকে কুরআন মজীদ শুনছিল। কিন্তু এরূপ কথা সম্পূর্ণ ভিত্তিহীন! কুরআন মজীদে এসব কথা অত্যন্ত 
স্পষ্ট ভাষায় বলা হয়েছে। স্পষ্ট ভাষায় বলা সে সব কথার এরূপ অপব্যাখ্যা প্রদান সম্পূর্ণ আজপগুবী ব্যাপার। কুরআন 
মজীদে কোন একটা জায়গায়ই নয়, বহু জায়গায়ই স্তন ও মানুষের উল্লেখ হয়েছে এভাবে যে, তারা দু'টি স্বতন্ত্র ও ভিন্ন 
ভিন্ন সৃষ্টি। দৃষ্টান্ত স্বরূপ সূরা আ' রাফ-৩৮, হুদ-১১৯, হা-মীম-আস্সাজদাহ্‌ -২৫, ২৯, আল-আহকাফ -২৮, আয্‌- 
যারীয়াহ্‌ -৫৬, আন্নাস-৬ এবং আর-রহমান নামক সম্পূর্ণ সূরাটির কথা উল্লেখ করা যায়। শেষোক্ত সূরাটি সুস্পষ্ট 
সাক্ষ্য দেয় যে, স্বিনদের এক ধরনের মানুষ মানুষের মধ্যেকারই কোন সম্প্রদায় মনে করা কোনক্রমেই সম্ভবপর নয়। 
তার কোন অবকাশই তাতে রাখা হয়নি। 


সূরা আ’রাফ- ১২ নম্বর আয়াত, সূরা আল-হিজর ২৬-২৭ নম্বর আয়াত ও সূরা আর-রহমান ১৪-১৫ নম্বর আয়াতে 


| স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, মানুষ সৃষ্টির মৌল উপাদান মাটি, আর স্ত্িনদের সৃষ্টি করার মৌল উপকরণ আগুন। 


সূরা আল-হিজর-২৭ নশ্বর আয়াতে পরিষ্কার ভাষায় বল! হয়েছে যে, স্ত্বিনদেরকে মানুষের পূর্বে সৃষ্টি করা হয়েছিল। 
আদম ও ইবলীস সংক্রান্ত কাহিনী কুরআনের সাতটি স্থানে উদ্ধৃত হয়েছে এবং প্রত্যেকটি স্থানের বর্ণনা হতে নিঃসন্দেহে 
প্রমাণিত হয় যে, মানুষের সৃষ্টির সময় (পূর্ব হতেই) শয়তান ধর্তমান ছিল (তার অর্থ শয়তান মানুষের পূর্বেই সৃষ্টি হয়েছে)। 
সূরা কাহাফ--৫০ নম্বর আয়াতে বলা হয়েছে ইবলীস খ্রিনদেরই একজন। সূরা আ'রাফ-এর ২৭ নম্বর আয়াতে সুস্পষ্ট 
ভাষায় বলা হয়েছে, ত্ত্বিনেরা মানুবকে দেখতে পারে; কিনতু মানুষ ভ্রিনদের দেখতে পায় না। 
৫৩৩525৩৬৩৩৩ 


৭২ সূরা জিন ১৩১ পারা ২৯ 
শি পি ০ Te ৮১৯৯১৯১৯৮৯১ 
IS 


সূরা আল-হিজর ১৬-১৮ নম্বর আয়াতে, সূরা আস-সাফফাত ৬-১০ নম্বর আয়াতে ও সূরা মূলক-৫ নম্বর আয়াতে 
বলা হয়েছে যে, স্ত্বিনেরা উর্ধলোক পানে উড়তে পারে বটে; কিন্তু তারও একটা সীমা আছে। সে সীমা লংঘন বা অতিক্রম 
করার সাধ্য কারও নেই। সে সীমা লংঘন করতে চাইলে এবং তারও উর্ধে যেতে চেষ্টা করলে 'মালা-এ-আ+লা উর্ধ 
সাম্রাজ্যের লোকের গোপন তত্ব শুনতে- জানতে চাইলে, তা প্রতিরোধ করা হয়। কোনরূপ গোপন উপায় অবলম্বন করে 
শুনতে চাইলে উজ্জ্বল জ্যোতিষ্ক মেরে তাড়িয়ে দেয়া হয়। এসব কথা বলে আরবের মুশরিকদের একটা. ধারণার প্রতিবাদ 
করা হয়েছে। তাদের ধারণা ছিল, 'জ্িনেরা গোপন ইলম্‌ জানে অথবা খোদায়ী গোপন নিগৃঢ় তত জানবার ও সে পর্যন্ত 
পৌছাবার কোন না কোন ক্ষমতা বা সুযোগ তাদের আছে। সূরা সাবা-১৪ নম্বর আয়াতেও তার প্রতিবাদ করা হয়েছে। 


সূরা আল-বাকারা ৩০-৩৪ নম্বর আয়াত ও সূরা কাহাফ-৫০ নম্বর আয়াত হতে জানা যায়, পৃথিবীতে আল্লাহতা' য়ালা, 
মানুষকেই খিলাফত দান করেছেন। আর মানুষ ম্বিনদের অপেক্ষা উত্তম সৃষ্টি, যদিও ভ্বিনদেরকে কোন কোন 
অন্বাভাবিক-অসাধারণ শক্তি দান করা হয়েছে। সূরা নমল-৭ নম্বর আয়াতেও তার দৃষ্টান্ত পাওয়া যায়। অনুরূপ কিছু কিছু 
শক্তি মানুষের তুলনায় জন্তু -জানোয়ারদেরকেও অনেক বেশী দেয়া হয়েছে। কিন্তু তারা মানুষের তুলনায় শ্রেষ্ঠ , তার দ্বারা 
এ কথা প্রমাণিত-হয় না কখনও 


কুরআন আরও বলেছে, ভ্ববিন্‌ মানুষের মতই এক ইচ্ছা ক্ষমতাসম্পন্ন সৃষ্টি। খোদানুগত্য বা নাফরমানী, কুফর ব৷ 
ঈমান, যা ইচ্ছা গ্রহণ করার ক্ষমতা স্ত্বিনদেরও আছে- যেমন আছে মানুষের। ইবলীসের কাহিনী এবং সূরা আহ্‌কাফ, সূরা 
স্বিন্-এ কোন কোন স্তনের ঈমান গ্রহণের ঘটনা হতে তা অকাট্য ও নিঃসন্দেহভাবেই জানা যায়। ' | 

কুরআনের বহু আঁয়াতে একটা বিরাট সত্য সুস্পষ্ট করে বলা হয়েছে। তা হলো- মানব সৃষ্টির সময় হতেই ইবলীস 
মানব প্রজাতিকে পথ ভ্ৰষ্ট করার জন্যে চেষ্টা করার দৃঢ় সংকল্প গ্রহণ করেছিল; আর সে সময় হতেই ভ্ববিন্‌ শয়তানেরা 
মানুষকে গোমরাহ্‌ করার জন্যে প্রাণপণ চেষ্টায় নিরত হয়ে আছে। কিন্তু মানুষের উপর আধিপত্য বিস্তার করে, তার উপর 
চড়ে বসে জোরপূর্বক তার দ্বারা কিছু করাবার ক্ষমতা ইবলীসের নেই। তাই নিছক অস্অসা দেয়াই তার একমাত্র 
কর্মপন্থা । শয়তান ইবলীস মানুষকে প্ররোচিত, প্রতারিত করে। ভুল ও মিথ্যা কথাকে সহীহ্‌ ও সত্য বলে তাদের মনে- 
মগজে বদ্ধমূল করে দিতে চেষ্টা চালায়। পাপ ও পথত্রষ্টতাকে তাদের সম্মুখে খুবই চাকচিক্যময় আকর্ষণীয় ও মনোলোভা 
বানিয়ে উপস্থাপিত করে। এ পর্যায়ে দৃষ্টান্তস্বরূপ সূরা আন্-নিসা ১১৭-১২০ নম্বর আয়াত, আল-আ+রাফ ১১-১৭ নম্বর 
আয়াত, ইবরাহীম ২২ নম্বর আয়াত, আল-হিজর ৩০-৪২ নম্বর আয়াত, আন-নহ্ল ৯৮-১০০ নম্বর আয়াত, বনী- 
ইসরাঈল ৬১-৬৫ নম্বর আয়াত, দষ্টব্য। 


কুরআন মজীদে আরও বলা হয়েছে, আরব মুশরিকরা জাহেলিয়তের যুগে স্তিন্দেরকে খোদার সঙ্গে শরীক মনে 
করতো। তারা তাদের ইবাদত, পৃজা-উপাসনা করতো এবং তারা বংশের দিক দিয়ে খোদার অধস্তন (নাউযুবিল্লাহ) মনে | 
| করতো ( এ পর্যায়ে সূরা আল-আন' আম ১০০ নম্বর আয়াত, সাবা ৪-৪১ নম্বর আয়াত ও আস-সাফ্ফাত ১৫৮ নম্বর 
আয়াত দষ্টব্য।। 

উপরে যে বিস্তারিত আলোচনা পেশ করা হয়েছে, তার প্রেক্ষিতে এ কথা স্পষ্ট হয়ে ওঠে যে, স্কিন একটা স্বয়ংসম্পূর্ণ ও 
" বাহ্যিক অস্তিত্বসম্পন্ন সত্তা। তা মানুষ হতে সম্পূর্ণ ভিন্নতর স্বতন্ত্র একটা প্রজ্ঞাতীয় সৃষ্টি মাত্র! তাদের সত্তা ও অবয়ব 
মানবীয় দৃষ্টিতে গোচরীভূত নয়, এ কারণে জাহেল লোকেরা তাদের সত্তা ও ক্ষমতা সম্পর্কে নানারূপ অতিশয়োক্তি, 
' আতিশয্য ও বাড়াবাড়িমূলক ধারণা নিজেদের মনে বদ্ধমূল করে নিয়েছে ও প্রচার করে বেড়াচ্ছে। এমন কি, তাদের পূজা- | 
উপাসনা! করতেও দ্বিধা করেনি। কিন্তু কুরআন মজীদ তাদের নিগৃড় তত্ত্ব ও সত্য এবং তাদের সম্পর্কে আসল তত্তুকথা স্পষ্ট | 
ভাষায় প্রকাশ করে দিয়েছে, অজ্ঞাত রহস্য উদঘাটিত করে সাধারণের ধারণা পরিষ্কার ও প্রতিভাত করে দিয়েছে । ফলে 
তারা আসলে যে কি এবং কি নয় তা এখন দিবালোকের মতই স্পষ্ট, উজ্বল ও সর্বজনজ্ঞাত। 


ব্য 


Ip 


৫২০৬ CaS ACN ANU A a TAU TAN a © ANAC a De® a a PTT Dn ACSC EC AEC a DT nD TET OOD TaD 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 
এ সূরাটিতে প্রথম আয়াত হতে ১৫ নম্বর আয়াত পর্যন্ত বল! হয়েছে, খ্রিনদের একটা দল কুরআন জীপ শুনতে পেয়ে 
হে সি০০০৯৩৩৩৩তত৩৩০৮০:৯০৯১ 


৭২ সূরা জিন ১৩২ পারা ২৯ 


তাতে প্রভাবিত হয়ে পড়ে । পরে তারা নিজেদের বিশেষ এলাকায় ফিরে গিয়ে অন্যান্য স্বিনদেরকে তার সংবাদ দেয়। এ 
পর্যায়ে অরা যত কথাই বলেছে ও পরস্পরে কথোপকথন করেছে, এখানে তা সবই আল্লাহতা” আলা উদ্ধৃত করেননি। 
করেছেন বিশেষ বিশেষ অংশ, যা তিনি উল্লেখযোগ্য গণ্য করেছেন। ফলে এখানকার বর্ণনাভগগী ধারাবাহিক 
কখোপকথনের মত হয়নি, তার বিভিন্ন অংশকে এখানে এমনভাবে উদ্ধৃত করা হয়েছে যে, তারা এটা বলেছে, ওটা 
বলেছে। ভ্বিনদের জবানীতে উচ্চারিত এসব উক্তি মানুষ গভীরভাবে চিন্তা-বিবেচনার সঙ্গে পাঠ করলে সহজেই বুঝতে 
পারবে যে, তাদের ঈমান প্রহণের এ ঘটনা এবং তাদের জাতির অশ্যান্যদের সঙ্গে তাদের কথোপকথন কুরআন মজীদে 
উদ্ধৃত করা হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে। 


এরপর ১৬-১৮ নম্বর আয়াত পর্যন্ত লোকদেরকে শির্ক পরিহার করতে ও তা হতে বিরত থাকতে এবং সত্য সঠিক 
পথে অবিচল হয়ে চলতে বলা হয়েছে। বলা হয়েছে, তারা তা করলে তাদের প্রতি নি' আমতের বর্ষণ হবে। পক্ষান্তরে 
আল্লাহর প্রেরিত উপদেশ-নসীহত প্রত্যাথান করলে ও মেনে না৷ চললে তার পরিণতিতে কঠোর কঠিন আযাব ভূগতে 
' তাদেরকে বাধ্য হতে হবে। ১৯-২৩ নম্বর পর্যস্তকার আয়াতে মক্কার কাফেরদের তিরঞ্চার করা হয়েছে । বলা হয়েছে, 
আল্লাহর রসূল (সঃ) যখন আল্লাহর দিকে লোকদেরকে বলিষ্ঠ কণ্ঠে আহ্বান জানান, তখন তারা তার ওপর আক্রমণাত্মক 
হয়ে ভেঙ্গে পড়তে উদ্যত হয়। অথচ রসূলের (সঃ) কাজ হচ্ছে শুধু আল্লাহর পয়গাম পৌছে দেয়া! লোকদেরকে ফায়দা বা 
ক্ষতি কিছু একটা করে দেয়ার নিরংকুশ ক্ষমতা তাঁর আছে বলে রসূল (সঃ) কখনই দাবী করেন না। ২৪-২৫ নম্বর 
আয়াতে কাফের সমাজকে সাবধান করা হয়েছে এই বলে যে, আজ তারা রসূলকে (সঃ) স্বহায়হীন দেখে তীকে দমিয়ে . 
দেবার চেষ্টা করেছে; কিন্তু সহায়হীন কে, তা জানবার সময় অবশ্যই একদিন আসবে। সময় নিকটে কি দূরে, তা রসূলের 
(সঃ) নিজের জানা নেই। কিন্তু সে সময়টি যে অবশ্যই আসছে তাকে আসতেই হবে, তাতে একবিন্দু সন্দেহ নেই। শেষের 
দিকে লোকদেরকে বলে দেয়া হয়েছে যে, গায়েব সংক্রান্ত যাবতীয় বিষয়ের প্রকৃত আলেম হচ্ছেন মহান আল্লাহতা' আলা । 
রসূল (সঃ) শুধু ততটুকুই জানতে পারেন, যতটুকু আল্লাহতা' আলা তাঁকে জানিয়ে দেন বা দিতে চান। আর সে জ্ঞানও হয় 
তা যা রিসালাত সংক্রান্ত কর্তব্যাদি সম্পর্কে অপরিহার্ধরূপে গণা। এ জ্ঞান দেয়া হয় এমন সংরক্ষিত ও সর্বাধিক নির্ভরযোগ্য 
পন্থায় যাতে কোনরূপ বাইরের হস্তক্ষেপ হওয়ার একবিন্দু সম্ভাবনা বা আশংকাও্ থাকতে পারে না। 


2৪৩০০০০৩৩৩৫ ৬৩০০০০৩৩ 


Nene Ne 


সহ তু টু ১০১০১১৯০০২০ 


কাপ ॥ 5৫ রা 2 
০১৪১৯ — Plo 
অত্যন্ত মেহেরনান অশেব দয়াময় আপুর নামে (শু) 
1544 ৬? ৬ পর্ণ 2154 3 
15 (39 | রর এত 
রঃ রি ৩2 1 ০ ৩) টে 
তারা বলেছে অতঃপর জিন্দের  মধো একটি দল মনযোগসহ শুনেছে যে আমারপ্রতি অহী কর। 


৫৮1৫ 22 A দে 3 রব ৮৮ AE 25 টা রে 
৬ ৩৯১ ৫) (৬০৪6 ৮ SELL 


ঞ 
. 
পা 


আমরা ঈম।ন অতঃপর সতোর দিকে পথ দেখায় ব 
নেছি 
1৫৫4৫ ৫৫ 
ক 


৩৬ ০5৬1 


ভাগ 


৮2 


পুত্র না আর স্ত্রী 


সূরা আল--ড্ধবিন 
(মক্কায় অবতীর্ণ) 
মোট আয়াতঃ ২৮, মোট রুকৃঃ ২ 
দয়াৰান মেছেরবান আল্লাহর নামে 
১। হে নবী! বল, আমার প্রতি অহী করা হইয়াছে যে, স্ত্বিনদের একটি দল মনোযোগ সহকারে শুনিয়াছে১, (পরে 
নিজেদের এলাকায় গিয়া নিজেদের জাতির লোকদের নিকট) বলিয়াছে, আমরা এক অতীব আশ্চর্যজনক কুরআন শুনিয়াছি, 
২। যাহা সত্য-সঠিক নির্ভুল পথ প্রদর্শন করে। এই জন্য আমরা উহার প্রতি ঈমান আনিয়াছি। অতঃপর আমরা আর 
কক্ষণই আমাদের খোদার সহিত কাহাকেও শরীক করিব না। ্‌ 
৩। "আরও এই যে, আমাদের খোদার মান-মর্ধাদা-সন্ত্রম অতীব উচ্চ মহান। তিনি কাহাকেও স্ত্রী বা পুরর-সম্ভানরূপে 
ধ্রহণ করেন নাই। 


১) এব ভারা বুঝ? ঘার সে সময় স্বিন' রসূলুট্ঠাহর (সঃ) দৃষ্টিগোচর হয়নি এবং তারা থে কুরআদ-পাঠ শ্রবগ করছিল এ কথা রসূলুল্লাহ (সঃ) জানতে পারেননি বরং 
পরে অহীর মাধ্যমে জাল্লাহতা' আলা তাঁকে এ ঘটনার কথা জানান এই কাহিনীর বর্ণনা দান করতে লিয়ে হযরত আবদুল্প। ইবনে আন্ছাস (রা?) ও পরিফারদূণে 
হঙগেছেন_.'রসলুল্লাহ (সঃ) দ্বিনগের সামলে কুরআন পাঠ করেননি এবং তিনি তাদের দেখেনওনি' (মুসলিম, তিরমিযী, মূসসাদে আহমদ ই বনে জন্য) । 


ERR RRR RRR RELATE LLL DPA 


CAA CE শি ০: ত a, NN RSE 


৬০১ 


| 
[৫ 


৭২ সূরা জিন ১৩৪ পারা ২৯ 
উহু 


ভি 6 $ 025 49 ৫5 ৬2০ 05৫ ৫৬ 
ভেবেছিলাম আমরা যে এবং সীমাহীন মিথা আল্লাহর উপর আমাদের নির্বোধরা বলত 
L 


৫ ্ At পে #2 29 2 A22L 2 
৩৬ ৫ SUIS 40 SS 6 25৯ 058 & ৫ 
যে এবং মিথ্য। আল্লাহ সম্পর্কে জ্বি ও মানুষ বলবে 
৮২55 I 62 ৩৬ 
তাদের বাড়িয়েছিল এভাবে জিন্নদের  মধোর 


রি 


20) এ 26 ৩ ০ ৩ 6৬5 রি ৮ (৩৫৫ 7 £ 


আল্লাহ্‌ পাঠাবেন কখননা টিনা যেমন ভেবেছিল তারাযে এবং অহংকার 


555 নর | চি র্ঘ £ £ 


3৫২ 


কাউকে 
লু 


পাহারাদারে পরিপূর্ণ ভাআমরা পেয়েছিফলে আসমানে আমরা তালাশ আমরা মে এবং 


226 EPA 5৫ ৫06৫ ৫2 52৫ 2 6৫ CY ৮2 
শুনবে যে কিম্ত্ত শুনারজন্যে আসনগুলোতে সেখানে বসতাম আমরা যে এবং pel 


৪। "আরও এই যে, আমাদের মধ্যকার নির্বোধ-মূর্খ |২€৮৫(৮15 পরও 

লোকেরা২ আল্লাহ সম্পর্কে অনেক কিছু অসত্য কথা- ০৩৬০ ৩৫৩৪ 4৬৬ ৫ 
বার্তা বলিতেছিল। পেতে রাখা ১০৩ তারজ্ধন্যে সেপাবে এখন 
৫। 'আরও এই যে, আমরা মনে করিয়াছিলাম যে, মানুষ ও স্তন আল্লাহ্‌ সম 5 j 
৬। "আরও এই যে, আানুবের হও হইতে কে লোক নিব সক বিনে: দিন রন বরে এই 
করিয়া তাহারা ভ্বিন্দের অহংকার ও অহ্মিকতা আরও অধিক বৃদ্ধি করিয়! দিয়াছে।' 

৭। "আরও এই যে, তোমরা যেমন ধারণা করিতেছিলে মানুষেরাও তেমনি ধারণা পোষণ করিতেছিল যে, আল্লাহ্‌ কাহাকেও 
রসূল বানাইয়া পাঠাইবেন.না।' 

৮। "আরও এই যে, আমরা আকাশমন্ডল আতিপাতি করিয়া খুঁজিয়াছি। ফলে দেখিয়াছি যে, উহা পাহারাদারদের দ্বারা 
পরিবেষ্টিত হইয়া আছে এবং জ্যোতিষ্কমন্ডলির বর্ষণ হইতেছে।' 


৯। 'আরও-এই যে, পূর্বে আমরা কোন কিছু শুনিতে পাওয়ার উদ্দেশ্যে আকাশমণ্ডলে আসন গ্রহণ করার স্থান পাইয়া 
যাইতাম। কিন্তু এক্ষণে যে-ই লুকাইয়া গোপনে কিছু শুনিতে চেষ্টা করে সে নিজের জন্য ঘাঁটিতে একটি জ্যোতিক 


২৫৩৩৩৫৯৬১১৩ CERN 


৩০৫ 


ত 


4 


বৈ AAS AT CEC A STN TD 2 22 OTD OTT TN Be 30ND TDD TTD TD TOD TL 


2 ft 5 ০ ৬ 5৩ 222 
2 ১০ AETV ৩৪৬৪০ ৬৯ 


চান কিন্তা যমীনের উপর যারা সাথে অতিপেত' অকলাণ জ্যানি আমরা 


2459 1 08. ৫ Pa YL 323292 
১ Uo) ৩৬৩ (26৩55 6৫9 


আবার সং (কিছু আমাদের ছে 


pe PE 
55 13 EELS AC 
» ৩ IE AOS NC 
আল্লাহকে অক্ষয়আমরা কখননা যে আমরা তেবেছিলাম আমরা যে এখং বিভক্ত বিভিন্ন পথে আনরাছিলান 
করতে পারবো 


ত তা 5৩৫6. ৮2৯ 5 5০৭9 


যখন আমর!যে এবং পলায়ন কে করাতে র এবং পৃথিবীর মধ্যে 


Ed 22 
৩ ৩ ৬৩৩1 


ঈমান আনবে ধেঅতএব তার উপর আমরা ঈমান হেদায়াত 

কর টি TE SE উরি টিউব জালিয়াত িরারি এনেছি 
১০। “আরও এই যে, আমরা বুঝিতে পারিতাম না, পৃথিবীবাসীদের প্রতি কোন | X 14/6 0724 
ৃ oN Lay 
খারাব আচরণ করার সংকল্প করা হইয়াছে, কিংবা তাহাদের খোদা তাহাদিগকে রঃ 
সঠিক-সরল পথ প্রদর্শন করিতে চাহেন৩? জুলুমের না এবং অবিচারের 


১১। "আরও এই যে, আমাদের মধ্যে কিছু সংখ্যক সদাচারী আছে, আর কিছু আছে উহাদের তুলনায় হীন নীচ। জারী 
বিভিন্ন পদ্থায় বিভক্ত হইয়া আছি” bi টা a 


১২। 'আরও এই যে, আমরা মনে করিতেছিলাম যে, না পৃথিবীতে আমরা আল্লাহকে অক্ষম করিতে পারি না পালাইয়া 
গিয়া তীহাকে পরাভূত করিতে পারি9।” | | 


১৩। 'আরও এই যে, আমরা যখন হেদায়াতের শিক্ষা শুনিতে পাইলাম, তখন আমরা উহার প্রতি ঈমান আনিলাম। 
এক্ষণে য়ে কেহ তাহার খোদার প্রতি ঈমান গ্রহণ করিবে, তাহার কোন হক্‌ নষ্ট হওয়ার বা যুলুমের ভয় থাকিবে না।, 


২। মূলে 'সাফীহনা' (১৫৯৮ শব্দ ব্যবহৃত হয়েছে! শব্দটি এক ব্যক্তির জন্যে ব্যবহৃত হতে পারে এবং একটি দলের জন্যেও ব্যবহৃত হতে পারে। হদি এ 
শব্দকে এক মূর্খ ব্যক্তির অর্থে গ্রহণ করা যায় তবে এর যর্স হবে-- ইবলীস এবং যদি একে একটি দলের অর্থে ধহণ কমা হয় তবে এর মর্ম হবে-স্ত্িনদের হথ্যে 
অনেক আহাম্মক ও দির্ধোধ লোক এয়প ফখ! বলতে! । 


এর দ্বারা জালা গেল যে এ স্তন আসমানের এ অবস্থা দেখে এই অনুসন্ধান করতে বের হয়েছিলো যে. পৃথিবীর উপর এরূপ কি ঘটন। ঘটেছে জব! ঘটতে 


চলেছে যার সংবাদ সংরক্ষিত রাখার জন্যে এপ কঠোর ব্যবস্থাপনা গৃহীত হয়েছে, যে জন্যে আমর উর্ধজগতের সামাল] কিছু শুনে নেয়ারও সুযোগ পাচ্ছি না 
এবং আমরা যে দিকেই যাই না কেন জামাদেরকে মেরে বিতাড়িত করা হচ্ছে। . 


অর্থাৎ আমাদের এই ধারণ! আমাদের মুক্তির পথ শ্রদর্শন করছে। যেহেতু আমরা আল্লাহ থেকে নির্ভম ছিলাম না এবং আমাদের এ দৃঢ় বিশ্বাস ছিল যে, ঘি আমরা 

তীয় অবাধ্য হই তবে আমরা কিছুতেই তার পাকড়াও থেকে অব্যাহতি পাবে! না; এ জন্যে আল্লাহতা' আলার পক্ষ থেকে সত্য পথ দেখানোর জন্যে যে ফালী 

এসেছিল যখন আমরা ত! শুনলাম তখন আমানের এ সাহস হয়নি যে, সত্য জেলে নেয়ার পরও আমর! সেই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত থাকবো যা আমাদের জঞ্জ 
/ লোকেরা আমাদের মধ্যে ব্যাপকতাবে প্রচার করে রেখেছিল। 


০০৩৩০০৫৩৩২৫ পপ ৫৮১৯৮০২১২৯১ ৯৯১৯১৯৯৯১১৯ 


চন aaa, 


চে 


তক ত ও পতাত” 
০ ক ০৬ তপন এ জা RE St ০১ এডি এ ক এ EBC DiC Gd 


গত 


৪ 
৫ 
Kl 
টি 
? 
দ 
bs 
Kk) 
: 
4 


চা আশ ো- 


ACA UY ata na 


7) (622 0১০ CEU 


ইসলম গ্রহণ যেঅতএব সাব আমাদের আবার বন) আমাদের মধ্যে যে: এবং 
কাণেতছ মধো 


রি 2 5 228) ভর © 4 15% 


হানামের জ্ঞনো ১2 পে 'অপরপক্ষে - সত্যপথ ‘বেছে নিয়েছে 


ELLY In GEE 


তাদের পরীক্ষা জবর যেন পানি ০০৮০১ অবশ্যই সতা পথের উপর তারাদৃঢ় থাকতো বদি 
করি 


৩০০৫৩ ৫4 2৮6 ৩০১৯৫৬০১ 


তকে প্রবেশ করাবে রর রবের থেকে মুখ ফেরাবে যে এবং তারমধ্যে 


= BY 
আরা Pe Sd de al Salat 


« 
চি 
৭ 
‘ 


যে এৰং কাউকে আঞ্লাহর সাথে ভোমরাডেকে। নাজতএব আল্লাহরই 
জনো 


ae 


BN 2353 3 4)) ০টি এটি ৩:23 


bE Gr ETA পে 5 2৫ 
1৬৬১ ৫৩৮৮ ৩521:26 £৮৩ 
ছিরে ধরার তার উপর তারা উপজীম করল (যেন): তাকে ডাকতে আল্লাহর যান্দা দাড়াল 
১৪ । "আরও এই যে, আমাদের মধ্যে কিছু সংখ্যক মুসলিম (আল্লাহর অনুগত) আছে, আর কিছু সংখ্যক সত্য বিমুখ । ফলে 
যাহারা ইসলাম (খোদানুগত্যের পথ) অবলম্বন করিয়াছে, তাহারা যুক্তি ও নিষ্কৃতি পাওয়ার পথ খুজিয়া লইয়াছে।” 
১৫। 'আর যাহারা সত্য-বিমুখ, সত্য-পরিগন্থী পথ অবলম্বনকারী তাহারা জাহান্নামের ইন্ধন হইবে অবশ্যস্তাবীরূপেৎ।” 


১৬। 'আর হে নবী, বল, আমার নিকট এই অহীও পাঠানো হইয়াছে যে,) লোকেরা যদি সত্য-সঠিক নির্ভুল পথে দৃঢ়তা 
সহকারে চলিত, তাহা হইলে আমরা তাহাদিগকে প্রাচুর্য সহকারে পানি পান করাইতাম, 


১৭। যেন আমরা এই নি" আমত দ্বারা তাহাদের পরীক্ষা করিতে পারি। আর যে-ই স্বীয় খোদার যিক্র হইতে মুখ .. 

ফিরাইয়া লইবে তাহার খোদা তাহাকে কঠিন-কঠোর নির্মম আযাবে নিমজ্জিত করিবেন।” 

১৮। ‘আরও এই যে, যসজিদসমূহ কেবল মাত্র আল্লাহর জন্য; কাজেই উহাতে আল্লাহর সহিত অন্য কাহাকেও ডাকিও 

নাউ।? 

১৯। "আরও এই যে, আল্লাহ্‌র বান্দাহ যখন তাঁহাকে ডাকিবার জন্য দাঁড়াইল, তখন লোকেরা তাহার উপর ঝাঁপাইয়া 

পড়ার জন্য প্রস্তুত হইল।” 

৫) প্রশ্ন করা হয়, কুরআনের কথা অনুযায়ী দ্বিনতে! নিজের! অন্রিজাত সৃষ্টি । সুতরাং জাহান্নাদের আগুনে তাদের কি কষ্ট হতে পারে? উত্তরে বগা যেতে শারে- 
কুরন্থান অনুযায়ী মানুষ “তা মাটি দ্বারা সৃষ্ট, কিন্তু যদি মানুষকে ঘাটি বা চেলা বাগিয়ে মায়া হয় তবে তার আঘাত লাগে ফেল? 

৬ আ১১৬১১80৮৯১5848/55184-১৪৯5১৯82৯৯৪১৯০৯১৯৫৯১৯ 


৫৬৫0৩ তিক DADA Tz 


bgt el St Salt nd 


Et ৯৯ 


ST LCA Ta Na ala a একি এস জ ১৯ ৯ কে 


eS DET 


২ 


ক 


১৩৭ পার্না ২৯ 


০৭৩০৩৯৬৬৯৮০ জন কও জনি ava কা এ ৯৩১ ক aaa ৮৯১ ০১%৬৬০১ টি PAPA 


ক yp Pd ৩৬৫ 33 3/ 


212% he 

পাকি 
Ys lr (৫9951 
আমি নিশ্চয় বল কাউকে তার সাধে শরীক না এবং আমাররবকে আমিডাকি মূলত বল ‘ 
5৬ পাঠ | (0) 27 ৮ ৯4 34 পপ ? 
Gx ও 0) ৩5 102০ *)$ ১0০ EL ৯) | 
আমাকে আশ্রয় দিতে কখন না আমিনিশ্চয় বল বল্যালের লা এবং ক্ষতির তোমাদের জন্যে ক্ষমতা আনি না মূ 
পারে রাখি 
ANAK L272 22 5 পারা এবার BAIA 
গু টি || ৰ টু i ® গু রা যু 4 
রর ১), ৫ 1৩০১০ 1১১১ ৩ লৌ ৬১ ১১৩৬২ 4১১1 ৩21 
পৌছাল এছাড়া লয় আশ্রয়স্থল তাঁকেছাড়। পাব আমি কখননা এবং কেউ আল্লাহ থেকে | 
এট রই ॥ 


কিছ তর তার রসূলের ও রা যে এবং 


পাশ সমুহ 
(22/3 ৮৮৫ 255৫500৫৮৩৮ 
(১১৩৯ 61515) 3০1৫৩ ৩ ১১৯ ৭5 
হয হয়েছে যা তারা দেখবে যতক্ষণনা চিরকাল তায় মধো তারা স্থায়ী হবে জাহানামের আগুন 
ZL 
০1১৬১: টে 
সংখ্যায় এবং সাহায্যকারী অধিকদূর্ব কে তারা জানতে শীষ্ঘ অতঃপর 


২০। হে নবী! বলঃ আমি তো আমার খোদাকে ডাকি এবং তাঁহার সহিত কাহাকেও শরীক করি না। 
২১ বলঃ আমি তোমাদের জন্য না কোন ক্ষতি করার ক্ষমতা রাখি, না কোন কল্যাণ করার। 


২২। বল£ঃআমাকে আল্লাহর পাকাড়াও হইতে কেহই রক্ষা করিতে পারে না, আর না আমি তাহার আশ্রয় ছাড়া কোন আশ্রয় 
স্থল পাইতে পারি। 


২৩। আমার কান্দ শুধু ইহাই -এবং ইহা ছাড়া আর কিছুই নয় যে, আমি আল্লাহর কথা ও তাঁহার পয়গামসমূহ পৌছাইয়া 
দিব। 'এক্ষণে যে কেহই আল্লাহ্‌ ও তাঁহার রসূলের কথা অমান্য করিবে, তাহার জন্য জাহান্নামের আগুন রহিয়াছে। আর 
এই ধরনের লোকেরা উহাতে চিরকাল থাকিবে ।” 


২৪। (এই লোকেরা নিজেদের এই আচার-আচরণ হইতে বিরত হইবে পা) যতক্ষণ লা তাহারা সেই জিনিসটি দেখিতে $ 
পাইবে যাহার ওয়াদা তাহাদের নিকট করা হইতেছে। তখন তাহারা জানিতে পারবে যে, কাহার সাহায্যকারী দুধল এবং 
ব্রাহিনী কম সংখ্যকণ। 


এন এক ০৩ ৯৮৯ পি ০৯৮৯ ৩৯৩০৩ LRT TA AY AYALA 


৬০5৬ 
BY 
ছি 
ক ৭ 
1 চি 
৪৩ 
শপ ; qc 
Gং 
N 
CN 
৬ 
ডি 
২ 
নিন তিতা পিজি Bal So জান: শি ও বক বা ৫১ সপ aaa এয শত এত ANAL সাত এজি aS ০ ৮ 


CPCI 


৭। কৃয়াইশ ফশের যেসব লোক সে সময় রসুদ্য্যাহকে (সঃ) আল্লাহর দিকে দাও' আও দিতে শোনা মাএ তার উপর ঝাঁপিয়ে পড়তে, তারা৷ এই ধারণায় দণ্ড ছিল বে, L 
ভাদের দলবল বড় শক্তিশাদী এসং রসৃল্যাহর (সঃ) সংপে ঘাত দুটটিছের লোক, সৃতরাং তারা খুব সহজেই তাঁকে দমন করে দেখে। K 


৭২ সূরা! জিন : ১৩৮ পারা ২৯ 


DTS = 


পি রি 2 পর 2d টি পর্ণ এ £5 5 2 
তি 2 ৩০০০1 Gus ৩ ৯১ 5951 ৩৭5 
12 তারজন্যে করেছেন অথবা ৮০ যা নিকটবর্তী কি জানিঙ্বামি না বল 
k ৫ 2 2০ পাতার Z 
১০৩১৪1৫5426 6592 3৫ ৬৯৩ 2৯1৩৩ 
ৃ 

h 


যাকে কিস্তু কাউকে, জনে সম্পর্কে জিন কান নাঅতএব গায়েব অবহিত দীর্ঘ মেয়াদ 


চি 8855 


রি 
3 Fd 2 পারা গর্ত ঠ5 ৬9 4%€ 22% রে 
225 92৩৩ 9552 ৬৫ 0 Yr ৩৪ SS 
t এবং তার আগে টিভি EAE রসূলের মধ্যে তিনি রাজী হন 
2 uw 58৮2৫ ০ রি ৫ ee PAA হি 
SV ৬০, 1৯৯৩ ৬৬৪ 3 ৪৬) U০) ৭3৯ 
তাদের রবের পয়গামসমূহ . তারাপৌছিয়েছে নিশ্চয়' যে জানবার জন্যে. প্রহরা তার পেছনে / 
[2 
+1111 6:4৮ 2% ৮০ 1 ঠর্প ৮৪ 3 2/04 re Ad ! 
d $ © 5 CAC ০০ >! 5 ৪১১, > সি 2 
|) পর্ণ 
সংখ্যায় কিছু সব তিনি গুণে {J 
ES তায ছে ত্রাণ বিন চি এবং | 


০০৩৭ 


২৫1 বলঃ আমি জানি না, যে জিনিসটির ওয়াদা তোমাদের নিকট করা হইতেছে উহা নিকটবর্তী, না আমার খোদা উহার 
জন্য কোন দীর্ঘ মেয়াদ নির্দিষ্ট করিতেছেন। 


২৬। তিনি তো গায়েব-অবহিত, স্বীয় গায়েব সম্পর্কে কাহাকেও অবিহত করেন না। 


২৭। সেই রসূল ভিন্ন, যাহাকে তিনি (গায়েবী কোন জ্ঞান দেওয়ার জন্য) পছন্দ করিয়া লইয়াছেন৮। তখন তাহার সম্মুখে ও 
পিছনে তিনি প্রহরা লাগাইয়া দেন৯। 


২৮। যেন সে জানিতে পারে যে, তাহারা তাহাদের খোদার পয়গামসমূহ পৌছাইয়া দিয়াছে১০ এবং তিনি তাহাদের গোটা 
পরিমন্ডলকে পরিবেষ্টিত করিয়া লইয়াছেন এবং এক একটি জিনিসকে তিনি গণিয়া রাখিয়াছেন১১। 


৮ পয এ সর এ 


৮ 


৮। অর্থাৎ রসূল (সঃ) নিজে অদৃশ্য বিষয়ের জ্ঞান রাখেন না; আল্লাহতা' আলা যখন তাঁকে রিসালতের দায়িতু পালনের জন্যে মনোনীত করেন তখন অদৃশ্য _ 
বিষয়সমূহের মধ্যে ঘে যে জ্রিনিসের জ্ঞান তিনি ইচ্ছা করেন রসূলকে (সঃ) দান করেন। 
৯1. প্রহর অর্থ ফেয়েশতাগণ। এর তাৎপর্য যখন আল্লাহতা' জালা অহী (প্রত্যাদেশ-বাণী) যাধ্যমে অদৃশ্য বিষয়ের জ্ঞান রসূলের (সঃ) কাছে প্রেরণ করেন তখন তা 


সংরক্ষণের জন্যে চারদিকে ফেরেশতা নিযুক্ত করেন ধাতে সে জ্ঞান সম্পূর্ণ সুরণ্তি অবস্থায় রসূল (সঃ) পর্যন্ত পৌছাতে পারে এবং তাতে কোনরূপ সংমিশ্রণ যেন 
ঘটতে লা পারে। 


25522 আপে 


০০১ ০,৫45 ০৪. ea ক এ. ক. এও an ৯৬ ৯ সপ: RENT APA PNT VATA এ অত 


১০। এর দ্বারা জালা পেল, রিসালতের দায়িতৃ পালনের জন্যে অদৃশ্য জগতের যে জ্ঞান দান কর। আবশ্যক তা তাঁকে দেয়া হয় এবং রসূলের (সা) কাছে এ জ্ঞান যাতে 
সঠিক ও নির্মূল অবস্থায় পৌছাতে পারে ও রসূল (সঃ) যাতে তাঁর প্রভুর বাণী প্রভুর বান্দাহদের কাছে ঠিক ঠিকতাবে পৌছে দিতে পারেন সেজন্যে ফেরেশতারা এ 
ব)।লারে সংরক্ষণ করেল। 

১১। অর্থত রসুল (সঃ) এবং ফেরেশতাগণের উপর আল্গাহতা' আলার শক্তি-মহিমা এরূপ ব্যাপকভাবে পরিব্যপ্ত হয়ে আছে যে, তাঁরা আল্লাহর ইচ্ছা থেকে চুল পরিমাণ 
নিচ্যুত হলে তৎক্ষণাৎ ধৃত হবেন এবং ফে বাণী আল্লাহতা" আলা প্রেরণ করেন তার প্রতিটি বর্ণ গনে রাখা হয়; তা থেকে একটি হ্ক্ষরও কম-বেশী করার কোন 
ক্ষমতা রসুল (সঃ) না ফেরেশতা কারম্মই নেই! 


হন্নে CATAL 


তৈরি ত৩৫৫৩৩55585252555১5259-০১ 


১৮৯৯৮ 


৭৩ সুর। মুয্যামমিল ১৩৯ পারা ২৯ 


সূরার প্রথম শব্দ ০২০৯) কেই স্রাটির নামরূপে খহণ করা হয়েছে। 
এট! শুধু মাত্র নাম। এর বিষয়বস্তুর সঙ্গে এ নামের তেমন কোন সম্পর্ক নেই। এ কারণে একে সূরার বিষয়বস্তু 
শিরোনাম মনে করা যেতে পারে না। 


নাযিল হওয়ার সময়-কাল 


এ সূরাটির দুটি রুকু’ ৷ রুকু’ দু'টি ভিন্ন ভিন্ন সময় নাযিল হয়েছে। 
প্রথম রুকৃ'র আয়াতসমূহ মক্কাশরীফে নাযিল হয়েছে-এটা সর্বসম্মত কথা; এতে কারও দ্বিমত নেই। এর 
বিষয়বন্তূ এবং হাদীসের বর্ধণনাসমূহ এ উভয় দলীল হতেই এ কথার সত্যতা প্রমাণিত; এটা মক্কী জীবনের কোন 
অধ্যায়ে নাযিল হয়েছিলো? এ প্রশ্রের জওয়াব হাদীসের বর্ণনাসমূহে পাওয়া যায় না। তবে এ ক্ুকু'র আয়াতসমূহে 

আলোচিত মূল বিষয়গুলির অত্যন্তরীণ সাক্ষ্য হ'তে এর নাযিল হওয়ার সময় নির্ধারণে যথেষ্ট সাহায্য পাওয়া যায়। 
প্রথমতঃ এতে রাসূল করীম (সঃ)কে নির্দেশ দেয়া হয়েছে যে আপনি বাত্রিকালে শয্যা ত্যাগ করে উঠুন ও 
আল্লাহর ইবাদতে মন দিন। তাহলে নবুয়তের বিরাট দূর্বহ বোঝা বহন এবং তার ফলে অর্পিত দায়িত্ব যথাযথভাবে 
পালন করার শক্তি আপনার মধ্যে অর্জিত হবে। এ হতে জানা গেল, নবী করীমের (সঃ) প্রাথমিক নবী জীবনে এ 
নির্দেশ নাযিল হয়েছিল। কেননা, এ প্রাথমিক পর্যায়ে নবুয়ত পদের দায়িত পালনের জন্য রসূলে করীম (সঃ)-কে 
আল্লাহর তরফ হতে প্রশিক্ষণ দেয়! হচ্ছিল। 


দ্বিতীয়তঃ এতে তাহাজ্জুদ নামাযে অর্ধেক রাত্র পর্যন্ত কিংবা তা হতে কিছুটা কম সময় কুরআন মজীদ 
তিলাওয়াত করার নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ স্বতঃই জানিয়ে দেয় যে, রুকু'র আয়াত কয়টি যখন নাযিল 
হয়েছিল, তখন কুরআন যজীদের অন্তত এতটা অংশ নাযিল হয়েছিল যা দীর্ঘ সময় ধরে পাঠ করা যায়। 


ভৃতীয়তঃ এ আয়াতসমূহে রসূলে করীম (সঃ)-কে তার বিরুদ্ধবাদীদের সর্বপ্রকারের অত্যাচারমূলক আচরণের 
মুকাবিলায় পরম ধৈর্য গ্রহণের উপদেশ দেয়া হয়েছে। আর সে সংগে মক্কার কাফেরগণকে আযাবের হুমকি দেয়া 
হয়েছে। এ হতে প্রমাণিত হয় যে এ রুকৃ'র আয়াতসমূহ নাযিল হয়েছিল তখন, যখন নবী করীম (সঃ। প্রকাশাতাবে 
ইসলাম প্রচার করতে শুরু করেছিলেন এবং মক্কায় তার বিরুদ্ধতা প্রবলরূপ পরিগ্রহণ করেছিল। 


দ্বিতীয় কুকু'র আয়াতসমূহ সম্পর্কে বহু সংখ্যক তফসীরকার যদিও এই মত প্রকাশ করেছেন যে, তাও 
মক্কাতেই নাধিল হয়েছিলো; কিন্তু অপর কয়েক জন মুফাস্সীরের মতে তা মদীনায় নাযিল হয়েছিলল। আয়াতসমূহের 

মূল বিষয়বস্তু হতেও এ মতেরই সমর্থন পাওয়! যায়। কেননা, এ আয়াতসমূহেই আল্লাহর পথে সশস্ত্র যুদ্ধ করার 
(৪৬ a Cn FLA LCS HG eS RULER TENT 
করারও নির্দেশ দেয়া হয়েছে। আর যাকাত যে একটা নির্দিষ্ট হার ও ফরয হওয়ার পরিমাণ ।নেসাব।সহ মদীনা 
গরীফেই ফরয হয়েছিল তা সর্বজ্রন বিদিত। 


বিষয়বস্তু ও মূল বক্তব্য 
সূরার প্রপম ৭টি আয়াতে যসুলে করীম (সঃ)-কে নির্দেশ দেয়া হয়েছে যে, যে বিরাট কাছের বোঝা আপনার 


উপর অর্পণ করা হয়েছে, তার দায়িত্ব যথাযথভাবে পালন করার উদ্দেশ আপনি নিঞ্জেকে প্রস্তুত করমদ। আর এ 
ks las Sits Bot Bhs Gell bl sto নাতে সা 


৭৩ সূরা] যুজাস্মিল ১৪৩ পারা ২৯ 
HESS SCS ETS DTN DODD DD DDD DODD DELL ১৯৮৯ 


KR অপেক্ষা কিছুটা কম অথবা বেশী সময় ধরে নামায পড়ুন। 


রি ৮ নম্বর হ'তে ১৪ নম্বর আয়াত পর্যন্ত নবী করীম (সঃ)কে উপদেশ দেয়া হয়েছে যে, আপনি সবকিছু হতে 
নিজেকে বিচ্ছিন্ন করে সেই এক আল্লাহর একান্ত অনুগত হয়ে যান, যিনি সমধ বিশ্বলোকের একচ্ছত্র মালিক। 
আপনার নিজের সমস্ত ব্যাপার তীর ওপর অর্পণ করে আপনি নিশ্চিত হয়ে থাকুন। বিরুদ্ধবাদীরা আপনার বিরুদ্ধে যা 
কিছু করে ও যা কিছু বলে, আপনি তাতে ধৈর্যধারণ করে থাকুন, তাদেরকে তার জবাব দেবেন না। তাদের 
ব্যাপারটি আপনি খোদার উপর ন্যস্ত করুন, তিনিই তাদের সঙ্গে বুঝাপড়া করবেন। 


এর পর ১৪ নম্বর হ'তে ১৯ নম্বর আয়াত পর্যন্ত মক্কার সে সব লোককে-যারা রসূলে করীমের (সঃ) 
বিরুদ্ধতা করছিল-সাবধান করে দিয়ে বলা হয়েছে যে, আমরা তাদের প্রতি একজন রসূল পাঠিয়েছি, যেমন করে 
ফিরাউনের প্রতিও রসূল পাঠিয়ে ছিলাম। অতঃপর লক্ষ্য কর, ফিরাউন যখন আল্লাহর রসূলকে অমান্য ও অগ্রাহ্য |! 
করলো, তখন সে মর্মান্তিক পরিণতির সম্মুখীন হলো। (তোমরাও রসূলকে অমান্য করলে তোমাদেরকেও অনুরূপ | 
পরিণতির সম্মুখীন হতে হবে,) মনে কর, তোমাদের ওপর দুনিয়ায় কোন আযাবই এল না। তা হতে পারে; কিন্তু 
তাই বলে কিয়ামতের নিশ্চিত কঠিন দিনেও তোমরা এ পাপের শাস্তি হতে রক্ষা পেয়ে যাবে তা কেমন করে হতে 
পারে? 


এ পর্যন্ত কেবলমাত্র প্রথম রুকৃ’র আয়াতসমূহ সম্পর্কেই বক্তব্য পেশ করা হয়েছে। দ্বিতীয় রুুকৃ'র আয়াতসমূহ 
| নাযিল হয়েছে প্রথম রুকৃ”র নাযিল হওয়ার পূর্ণ দশটি বছর পর। হযরত সঈদ ইবনে যুবাইর এরূপই বর্ণনা 
করেছেন। এ রুকৃ’তে প্রথম রুকৃ’তে বলা তাহাজ্জুদ নামায সম্পর্কে প্রাথমিক পর্যায়ে প্রদত্ত নির্দেশটি অনেকটা 
হালকা ও সহজ সাধ্য করে দেয়া হয়েছে। এ রুকৃ’ তে নির্দেশ দেয়া হয়েছে যে, তাহাজ্জুদ নামায যতটা সহজে পড়া 
যায়, সে চেষ্টাই করবে। কিন্তু মুসলমান জনগণকে সর্বাপেক্ষা বেশী সতর্কতা ও আয়োজন অবলম্বন করতে হবে 
পাঁচ ওয়াক্ত ফরয নামায পূর্ণ নিয়মানুবর্তিতা ও সুষ্ঠৃতা সহকারে আদায় করার জন্যে। যাকাতও ফরয, তাও 
যথাযথভাবে আদায় করতে হবে এবং নিজেদের ধনমাল আল্লাহর পথে ব্যয় করতে থাকতে হবে খাঁটি লিয়েতের 
সঙ্গে। এ রুকৃ’র শেষ দিকের আয়াতসমূহে মুসলমানদেরকে উপদেশ দেয়া হয়েছে এই বলে যে, তারা দুনিয়ায় যে 
যে ভাল ও শুভ কাজ সম্পন্ন করবে, তা কখনই বিনষ্ট ও নিষ্ফল হয়ে যাবে না। বরং তা তো সেই সরঞ্জাম- 
সামধী যা বিদেশযাত্রী স্বীয় স্থায়ী বাসস্থান পূর্ব হতেই পাঠিয়ে দিয়ে সঞ্চয় করে রাখে। তোমরা আল্লাহর নিকট 
পৌছে সে সব কিছুই যথাযথভাবে মওজুদ পাবে যা তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় অধিম পাঠিয়ে দিয়েছ! এ 
অধিম পাঠানো সামধী-সরঞ্জাম তোমাদের দুনিয়ায় রেখে যাওয়া দ্রব্য-সামণ্রীর তুলনায় শুধু উত্তমই নয়, আল্লাহর 
নিকট তোমরা তোমাদের প্রেরিত আসল সম্পদ হতে অনেক বেশী শুভ ফল পাবে। 


হই 


৭৩ সূরা মুজাখ্মিল ১৪১ ৃ পারা ২৯ 
A) 
5 

1১৯৮ (er) মে A 
মকী  মুয্যামৃমিল সূরা (৭৩) বিশ তার আয়াত 


ৃ Oke Dl ale 


বড়ই মেহেরবান জশেষ দয়াবান আল্লাহর নামে (গুরু) 


ৰ 


et SEE 
A TD TDD AT 


Y 


2০৩ 


PL 
তার উপর বাড়াও অথবা সামানা 


তর করা 2 390 
চা 


৬৩ 212 ্প AEA Ww 2 
2৩ ৩| NE 55 ৫৫০ EL 


Fd 
ক 
স্পা 

ভারী 


রাত্রিকালের উত্থান নিশ্চয় 
{ শয্যা ত্যাগ) 


৩6 ১৫ LATE CAAT উপ ১৯ I দি ঠা পর 
+ ৩৬৮০০ এ ৩) ০৯৩৪ 421 5 তো 
দিনে তোমারজনো নিশ্চয় বাক্য স্কুরণে সঠিকতর এবং ৭ প্রবলতর 

(প্রবৃত্তি) 


বাণী তোমার উপর অর্পণ আমরা শীঘই আমরা নিশ্চয় 
ফরবো 


০৯০০৯ 


সপ 


সূরা আল--মুষযামমিল 
মন্ধায় অবতীর্ণ) 
দয়্াৰান মেহেরবান আল্লাহ'র নামে 

১। হে জড়াইয়া আবৃত শয়নকারী! 
২। রাত্রিকালে নামাযে দন্ডায়মান হইয়া থাক; কিন্তু কম, 
৩। অর্ধেক রাত্র কিংবা উহা হইতে কিছুটা কম করিয়া লও। 
৪1 অথবা উহাপেক্ষা কিছু বেশী বৃদ্ধি কর। জার কুরআন থামিয়া থামিয়া পড়। 
৫। আমরা তোমার উপর একটা দুর্বহ কালাম নাযিল করিব। 


৬। প্রকৃতপক্ষে রাত্রিকালে শয্যাত্যাগ করিয়া উঠা আত্মস্যমের জন্য খুব বেশী কার্যকর এবং কুরআন 
যথাযথভাবে পড়ার জন্য যথার্থ 
৭। দিনের বেলায় তো তোমার খুব বেশী ব্যস্ততা । 


০৩৩৩৩০৩৫৩০০: 


পি 


৮৯৯৯০৩০১০৩৩ 


তপু 


৯ 


৩০০১৯০৯০১০৯ 


bY 


৯৮০ 


শিস 


XPT DDT TD DTT 


= = আসল, = ্প re Sr 0) ও 
SO LL TT PC CE CATA পতিত পপ 


27/3 ০৪৩ ১ ১১৬ 5 2 ধ্পা তে Aut 0S চাটি / 
কিছ 55 ৬৫-18-০৬2০ এ 

প্র | 720 শট ৫৯), ০৩৯৯৮ 5) ০৬) শী ১) ৪ 
পূব বব খুব নিমগ হয়ে তার দিকে নিমগুহও এবং তোমার রবেব নাম 


292, #2 রি 2০৫ বে Pl < rd) ys 2/2, পা 
» *) | (৬৬১ ১০) 
১৮০ 3 ০ ৮ ৮৩৬০৩ 5১ ৯) রা টে রি 


সবর কর এবং কর্ম বিধায়ক রূপে তাকেই গ্রহণ সুতরাং তিনি ছাড়! ইলাহ 
কর 


A 
পে 34 Nr 42d 2229270 (AL তি WM 
2 ৬১ ১১৬৯৯ 1৮২ ১১৮১ ৩৯৯ ও ) 
৪ আমাকে ছাড় এবং উত্তম পরিহার তাদেরপরিহান কর এবং তারা বলছে যা উপর 


2791 ৬৮ 


রর 


দাও 
(৮5 (HAL SG 62৮৫৮0৫৫6৮2 ৫৩ 
2৮ ৩৩ ও of 1৯ ভি EXC) ৯২৯2 
কষ্টকর আযাব ও (গলায়) আটকে যাওয়া খাদ্য এবং প্রম্থলিত আগুন এবং 


৮। তোমার খোদার নামের যিক্র করিতে থাক,আর সব কিছু হইতে বিছিন্ন হইয়া তীহারই হইয়া থাক। 
৯। তিনি পূর্ব ও পশ্চিমের মালিক। তিনি ছাড়া কেহই খোদা নাই। কাজেই তাঁহাকেই নিজের উকিল১ বানাইয়া 
লও। 


১০। আর লোকেরা যেসব কথাবার্তা রচনা করিয়া বেড়াইতেছে সে জন্য তুমি ধৈর্য ধারণ কর, আর সৌজন্য 
রক্ষা সহকারে তাহাদের হইতে সম্পর্কহীন হইয়া যাও২। 


১১। এই সব অমান্যকারী সচ্ছল অবস্থার লোকদের সহিত বুঝাপাড়া করার কাজটি তুমি আমার উপরই 
ছাড়িয়া দাও। আর এই লোকদিগকে কিছু সময়ের জন্য এই অবস্থার উপরই থাকিতে দাও। 

.১২। আমাদের নিকট [ইহাদের জন্য) দুর্বহ বেড়ি আছে, আর দাউ-দাউ করিয়া জ্বলিতে থাকা আগুন, 

১৩। গলায় আটকিয়া যাওয়া খাদ্য এবং কঠিন পীড়াদায়ক আযাব। 


১। উ্চিল সেই ব্যক্তিকে বলা হয়, যার উপর শ্রান্ব। স্থাপন করে কেউ নিজের ব্যাপারের লারিত্ব তার উপর সমর্পণ ফরে। আমরা নিজ তাষায়ও উকিল 
'ঘঘম ব্যাক্তিকে নলে থাকি, দার উপর ফেউ নিজের হামল!-যক্ছজ্দমায় পায়িতৃতায় অর্পণ করে নিশ্চিন্ত হয় যে -তার পক্ষ থেকে ভিনি উদ্তযন্তপে 
মফচ্দমা লড়বেন এবং সে ব্যক্তির পক্ষে নিজে মকম্দম) পরিচালনার কোন প্রয়োজন হযে ন৷।. 


২। 'সম্পর্কহীন হয়ে যাও' -এর অর্থ এই নয় যে, তাদের সংগে সম্পর্ক ছিন করে নিজের দ্বীন প্রচারের কাজ বদ্ধ করে দাও। বর এর মর্ম হচ্ছে -তাদের 
সংগে কণাবর্তা বলো মা বিতর্কে রত হয়ো না। তার! যেসব আজেবাজে অর্থহীন কথা বলে ও কাঞ্জ করে তার প্রতি জুক্ষেপ না করে তা সম্পূর্ণ পে 
উপেক্ষা ঝরে চলো। তারা যেসব বেয়াদবী ও অন্যায় আচার-আচরণ করে চলে তার কোন জব্যবই তৃমি-দিও না। কিন্তু তোদার এই বিরত হওয্লারও 
মেন কোন ক্ষোত, ক্রোধ ও নিরকি-অন্বত্তির সংগে না হয়। একভ্রন তদ এবং সৌজন্য ও মর্যাদা বোধসম্পন্ন ব্যক্তি কোল বাউন্ধুলে লোকের পালমন্দ 
পরনে ত1 যেমন উপৈক্ষা করে অন্তরে কোন ঘালিনা 'আসতে দেয় না, তোমায় সংযম সেতপ হওয়া বাঞ্ছনীয় । টু ২ 
[০০৩৩৩০৩০৩৩০ 


ES 3 ই 


NC | 


৬:৬৫ 0৬৯ ৯৫৬ রি ০৩৯ 5 2 MED Ay রম 


৫ 
ৃ ধালুকাজুপ পাহাড়গুলো হবে এবং পাহাড় সমূহ ও যমীণ কাঁপবে সেদিন J 
; ALY ? 2 
A থে রা Er ৮ 
3 ০ 1৩ ১৩ ৪২). JE রি by) 9] 
£| তোঘাদেরউপর সাশ্ষ্যদাতা রূপে তোমাদেরপ্রতি আমরাপাঠিয়েইি  আমরাশিশ্চয় বিক্ষিপ্ত হয পড়! ॥ 
4 
10225) 23/2, L270 পে পাত, A 
8; 9 2৫ তর 0 
৪৮০০2 ০৯১৩ 2, ০১৮১১ 0) CEH EY ৬] 
 রস্লকে ফিরাআউন অমান্য করলশতঃপর লন ফিরাআউন্বের প্রতি আমরা পাঠিয়েছি যেমন 1 
রন 
১৫ রি 05865 224 23! ই 4 A 
৮6855 ৩1 A 6) 3 5s | TA 
তোমরা কুফরি কর যদি ০ কেমনে চ্ষখন ধরা তাকে বামরাধরেছি অতএব 


+ (৫ 9 ্ত ১৮ 5 ৬ 122 € ৩৫৫ 
৬৬ 435: 3 HS) 8৬০৪ 0৩55 ০ ys 


স্পস্ট 
Caan এপস a Da 


হবে এর সাথে বিদীর্ণ হবে বৃদ্ধ বালকদেরকে বানিয়ে দেবে সেদিন 
পপ পি DAA ৫ 222 CI { 
0 ৩০৬ ₹৬ ৬১০ "8৩5৯১ ৩19 Iie 5৩5: 


দিকে ধরবে ইচ্ছা করে শে অতএব এটা নিশ্চয় বাস্তবায়িত তাঁর ওয়াদা 


পথ তার রবের 
; ১৪। ইহা হইবে সেই দিন যখন পৃথিবী ও পর্বত কাঁপিয়া উঠিবে। আর পর্বতসমূহের অবস্থা এমন হইবে যেন 
বালুকাস্তূপ, যাহা বিক্ষিপ্ত হইয়া পড়িতেছে। 
১৫। তোমাদেরও নিকট আমরা তেমনিভাবে একজন রসূলকে তোমাদের প্রতি সাক্ষ্যদাতা বানাইয়া পাঠাইয়াছি 
যেমন করিয়া আমরা ফিরাউনের প্রতি একজন রসূল পাঠাইয়াছিলাম। 
১৬। (পরে দেখ, যখন) ফিরাউন সেই রসৃলকে অমান্য করিল তখন আমরা উহাকে শক্ত করিয়া পাকড়াও | 


hed 


রঙ 
E\ 
N\ 
NN 
॥ 
চি 
গু 
৮৩০০৮০০০০০০ 
ন 


ANE TL ADT ODT a PNT DDI ATA অন্য এপ 2১০৯১ FC 2 রি ৮2 


JE বৃদ্ধ বানাইয়া দিবে, 


১৮। এবং যাহার কঠোরতায় আকাশ দীর্ণ-বিদীর্ণ হইয়া যাইতে থাকিবে। আল্লাহর ওয়াদা তো পূর্ণ হইবে 

১৯। ইহা একটি নগীহত্ যাএ। অতঃপর যাহার দিন চাহিবে সে নিজের খোদার দিকে যাইবার পথ ঘ্রহণ 
| হইলে : 
৩৭ সন্ধার ॥ে?'শ কাফের বলৃলে করীামেকে (প2। অবিশ্বাস ও অহ] করছিল এ৭ং তার পিশেদিতাম তৎপর ছিল তাদের সম্বোধন করে এখন কথা বলা হত 


35০-০-০- 


n 
১৭। তোমবাও যদি মানিয়া লইতে অস্বীকার কর তাহা হইলে সেই দিন কেমন কবিয়া রক্ষা পাইবে যে দিনটি f 


রর 


82 ৰথ 2 585 পর্ণ চিলির 2 রে 4৫4৫ 
(3১1 2 যা NTE 6) | 
প্রায় (ইবাদতে) দাঁড়াও তুমি যে জানেন তোমার রব নিশ্চয় 
LC | (৩০ 

নিধারণ করেন আল্লাহই এবং যার (তাদের) খেকে একদল 


ESCA A 


০০৯০০৯ 


তোমাদেরকে নি মাফ রান অত্র তা হিসাবরাখতে 


লে 


প্ৰ 


আত একে আবে সা অ 


তোমাদের মাধ 
(কতক) 


324% ৩ A 2 পারত পর্ণ 22 পর্ণ এ পার্ট 1, 
LE os HE nh ৬ ৩% ৬৯ 4 ও 
অনুধহ থেকে অনুসন্ধান করবে পৃথিবীর ভ্রমণ করবে অন্যঅনেকে এবং রোগী 
টি ৫ A গঠিত 
সভা ৩১১৯ 2০4 
যুদ্ধ করবে 


2 8৮) 151 2 8৮০৫০ 1৯3 


এবং জাকাত তোমব্রাদাও এবং লামা 


সত পল aaa Vata aA ১৩১৮৯ CMD TMA: 


a 


A 2272 
৫ 0 
যা 


হর 


1 
3 
ঢা 


র্‌ 
: 


২০। হে নবী৪! তোমার খোদা জানেন যে, তুমি কখনও রাত্রির দুই-তৃতীয়াংশ সময়, আর কখনও অর্ধেক A 
রাত্র এবং কখনও এক তৃতীয়াংশ রাত্র ইবাদতে দাঁড়াইয়া থাক। আর তোমার সংগী-সাধীদের মধ্য হইতেও কিছু hh 
সংখ্যক লোক এই কাজ করে। রাত্র ও দিনের হিসাব আল্লাহই রাখিতেছেন। তিনি জানেন যে, তোমরা সময়ের | 
গণনা যথাযথভাবে রাখিতে পার না। এই কারণে তিনি ভোগ্নাদের প্রতি অনুগ্রহ করিলেন। এক্ষণে যতটা কুরআন 
তোমরা সহজে পাঠ কৰিতে পার ততটাই পড়িতে গাক৫। তিনি জানেন, তোমাদের মধ্যে কিছু লোক রোগী হইতে 
পারে, অন্য কিছু লোক আল্লাহর অনুগ্রহের সন্ধানে বিদেশ যাত্রা করে; আর অন্য লোক আল্লাহর পথে যুদ্ধ করে। 
কাজেই যতটা কুরআন খুব সহজেই পড়া যায় তাহাই পড়িয়া লও । নামায কায়েম কর। যাকাত দাও৬। আর 
আল্লাহকে উত্তম ঝণ দিতে থাক। 


এর VATA CANA এর সর ত4সাএসিএ ক এপাশ ৬৯৯৮ ৯৯ পাপী ৯৩ আরা উসাউ TATA TRA 


৩১১০৭ 


আয এস এ & শুস্ৃ-এ -, 


Ne 


তোমাদের নিজেদের জন্যে তোমর।আগে পাঠাবে যা 


রর 2 2 পে তা তা 5ত £ ১৫৫ 
| 2 ৮785 510 


Ed 


tE GL 
৩১৯৬ 


অত্য স্তমেহেরনান 


যাহা- কিছু ভাল ও কল্যাণ তোমরা নিজেদের জন্য অগ্রিম পাঠাইয়া দিবে, 
উহাকে আল্লাহর নিকট সঞ্চিত মওজুদরূপে পাইবে। উহাই অতীব উত্তম। আর উহার শুভ প্রতিফলও খুব বড়। 
আল্লাহর নিকট ক্ষমা চাহিতে থাক। নিঃসন্দেহে আল্লাহ বড়ই: ক্ষমাশীল ও দয়াবান। 


৪1 এরুকৃ' প্রথয রুকৃ’য ১০ বছর পর মদীনায় অবতীর্ণ হয়। 


৫। মানাবে দীর্ঘ সয় সাধারণত বিলবিত হয় দীর্ঘ কুরআন ভিলাওয়াতের কারপেই। এ কায়ণেই বলা হয়েছে তাহাজ্জুদ নামাযে যতটা কুরান সহজে 
পড়তে পায় ততটাই পড়। এর ফলে নামাযের দীর্ঘতা স্বতঃই হাস পাবে। 


৬। এই আয়াতটি ছায়া ৫ ওয়াক্ত ফরয সামাধ ও ফয়ঘ যাকাত আদায় করার কথা বুঝানো হয়েছে। এবিষয়ে সব তফসীরকার একমত্ত । 


৭৪ সূরা মুদাচ্ছির ১৪৬ পরা ২৯ 


নামকরণ 


প্রথম আয়াতের ৮৮০০4)! শব্দটিকেই এ সূরাট্রি নামক্সপে প্রহ করা হয়েছে। এটা নাম মাত্র। আলোচিত 
বিষয়বস্তুর শিরোনাম নয়। 


Py an) 


নাযিল হওয়ার সময়-কাল 


এ সূরার প্রাথমিক সাতটি আয়াত মক্কা শরীফে এবং নবুয়্যতের প্রাথমিক সময়ে নাযিল হয়েছে। বুখারী, 
মুসলিম, তিরমিযী ও মুসনাদে আহমাদ প্রভৃতি গ্রন্থে হযরত জাবির ইব্‌নে আবদুল্লাহ (রাঃ) হতে বর্ধিত বহু হাদীস || 
উদ্ধৃত হয়েছে। -তাতে এতদূর বল! হয়েছে যে, এটা রসূলে করীমের (সঃ) প্রতি নাযিল হওয়া কুরআন মজীদের 
প্রাথমিক আয়াত! কিন্তু মুসলিম উম্মাতের নিকট এ কথা সর্বসম্মত ও সর্বসমধ্ধিত যে, নবী করীমের (সঃ) প্রতি | 
সর্ব প্রথম নাযিল হওয়া অহীর আয়াত হলোঃ ৯৯১ এ) ৮০০-০৬ {১51 হতে 7৮১৯১ /১৩ পর্যন্ত। - 
তবে সহীহ্‌ বর্ণনাসমূহ হতে প্রমাণিত হয়েছে যে, এই প্রাথমিক অহীর পর কিছুকাল পর্যন্ত রসূলে করীমের (সঃ) 
প্রতি অহী নাযিল হওয়া বন্ধ থাকে। বন্ধ থাকার পর নুতনভাবে অস্ী নাযিল হওয়া শুরু হলে সুরা আল- 
মুন্দাস্সির-এর এই প্রাথমিক আয়াত. কটি সর্বপ্রথম নাযিল হয়েছিল। ইমাম জুহরী এর বিস্তারিত বিবরণ দান করে 
বলেছেনঃ | 


একটা দীর্ঘ সময়কাল পর্যন্ত নবী করীমের (সঃ) প্রতি অহী নাযিল হওয়া বন্ধ থাকে। এ সময়ে তীর মনে তীব্র 
ক্ষোভ ও দুঃখ জেগেছিল। ফলে তিনি কখনও পর্বতের চূড়ায় আরোহণ করে নিজেকে নীচে নিক্ষেপ করতেও 
উদ্ধত হয়ে যেতেন। কিন্তু তিনি যখনই কোন পর্বত চূড়ায় আরোহণ করতেন, হযরত জিব্রাঈল (আঃ) উপস্থিত 
হয়ে তীকে বলতেনঃ 'আপনি আল্লাহর নবী।' এটা শুনে তীর অস্থির মন অলেকটা সাত্বনা লাভ করতো! এবং 
অস্থিরতা ও উদ্বেগ জর্জরিত অবস্থার উপশম হয়ে যেত (ইবনে জরীর)। 


"ফাত্রাতুল অহী’ -অহী বন্ধ থাকা, এ. সময়ের উল্লেখ করে স্বয়ং নবী করীম (সঃ) বলেছেনঃ 'একদা আমি 
পথে চলছিলাম! সহসা আমি উর্বলোক হতে একটা আওয়াজ শুনতে পাই। উপরের দিকে তাকালেই দেখতে পাই, 
সেই ফেরেশ্তা-যিনি হেরা গুহায় আমার নিকট উপস্থিত হয়েছিলেন, আসমান. ও যমীনের মাঝখানে একটা 
আসনে উপবিষ্ট হয়ে আছেন। এটা দেখে আমি ভয়ানক ভীত ও. শংকিত হয়ে পড়লাম । অতঃপর ঘরে প্রত্যাবর্তন | 
করে আমি বললামঃ আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল জড়িয়ে দাও।' ঘরের লোকেরা এ শুনে আমাকে 
কম্বল (বা 'লপ) জড়িয়ে দিল। এ সময় আল্লাহতা' আলা অহী নাযিল করলেনঃ অতঃপর 
অব্যাহত ও ধারাবহিকভাবে অহী নাযিল হতে থাকলো (বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, ইবনে জরীর)। 

সূরার অবশিষ্ট অংশ ৮ নম্বর আয়াত হতে শেষ পর্যন্ত নাযিল হয়েছে তখন, যখন প্রকাশ্যভাবে ইসলাম প্রচার 


শুরু হয়ে যাওয়ার পর মক্কায় প্রথমবার হজ্জ পালন করার সুযোগ এসেছিলো । ‘সীরাতে ইব্‌নে হিশাম” গ্রন্থে 'এর 
বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে! পরে আমরা তা উদ্ধৃত করবো। 


মূল বিষয়বস্তু 


উপরে যেমন ধলা হয়েছে, নরী করীমের (সঃ) প্রতি সর্বপ্রথম অহীর মাধ্যমে নাযিল হয়েছিল সূরা আল- 
মালাক-এর প্রাথমিক পাঁচটি আয়াত। তাতে শুধু এই কথাগুলো বলা হয়েছিলঃ 

-"পড় তোমার নিজের খোদার নামে যিনি সৃষ্টি করিয়াছেন, এক টুকরা মাংসপিন্ড হইতে মানুষ সৃষ্ট 
করিয়াছেন: পড়, আর তোমার খোদা বড়ই বদান্যশীল; তিনি লেখনী দ্বারা জ্ঞান শিখাইয়াছেন! মানুষকে তিনি সেই 
পেত ৩৬৩৩০০০১০১০৮০১৮০০১ 


AAS 


Ce a at at nT DTD DD) 


৭৪ সুরা মুদাচ্ছির ১৪৭ ' পারা ২৯ 


৯০০০০০০০০০০ ৮৬ 
{8 জ্ঞান দিয়াছেন যাহা সে জানিত না।” | 


অহী নাযিল হওয়ার প্রথম অভিজ্ঞতার এ ঘটনাটি সহসাই রসূলে করীমের (সঃ) সম্মুখে উপস্থিত হয়েছিল। | 
তাঁকে কোন বিরাট “মহান কাজের দায়িত্বশীল বানানো হয়েছে এবং তবিষ্যতে তাঁকে কি কি করতে হবে, সে 
২] বিষয়ে এতে কিছুই বলা হয়নি। কেবলমাত্র একটা প্রাথমিক পরিচিতি ঘটিয়ে ভীকে কিছুদিনের জন্যে ছেড়ে দেয়া 
হ'ল, এই প্রথম অহী নাযিলের অভিজ্ঞতায় তীর মন-মগজ ও প্রকৃতির ওপর যে তীব্র কঠিন চাপ পড়েছে, এ |} 
সময়ের মধ্যে যেন তা দূর হয়ে যায় এবং ভবিষ্যতে অহী গ্রহণের ও নব্যুয়তের কঠিন দায়িত্ব ও কর্তব্য পালনের 
' জন্য তিনি মানসিকভাবে যেন প্রস্তুত হতে পারেন। এ অবসর কালটি অতিক্রান্ত হওয়ার পর ঘিতীয়বার অহী নাযিল 
হওয়ার ধারা যখন শুরু হ'ল, তখন এ সূরার প্রাথমিক সাতটি আয়াত নাধিল করা হ*ল। এতেই প্রথমবারের মত 
তাঁকে নির্দেশ দেয়া হ'ল আপনি উঠুন এবং বিশ্বমানৰ যেণপথে ও পন্থায় চলছে, তার মর্মান্তিক পরিণতি সম্পর্কে 
তাদেরকে সাবধান করুন-তীত ও সচেতন করে তৃলুন। আর এ দুনিয়ায় তখন যদিও অন্যান্যদের বড়ত্ব-প্রাধান্য ও 
বর্তৃত্বের ডংকা বাজত সেখানে আপনি সার্বিকভাবে খোদায়ী শ্রেষ্ঠত্ব ও নিরংকুশ কর্তৃত্বের কথা ঘোষণা করে 
দিন। সে সংগে তীকে এ নির্দেশও দেয়া হ'ল যে, অতঃপর. আপনাকে যে কাজ করতে হবে তার প্রেক্ষিতে আপনার 
জীবন সর্বোতভাবে অতীব পবিত্র হতে হবে এবং আপনি সমস্ত বৈষয়িক স্বার্থ ও সুবিধার দিক হতে দৃষ্টি ফিরিয়ে 
পরিপূর্ণ একান্তিকতা নিষ্ঠা ও নিঃস্বার্থপরতা সহকারে মানব সাধারণের" সার্বিক সংশোধন. ও উন্নয়নের কর্তব্য 
পালন করুন। এ সূরার সর্বশেষ আয়াতে তীকে উপদেশ দেয়া হয়েছে এই বলে যে, এ কর্তব্য পালনে যে কঠিন 
অসুবিধা, সমস্যা, বন্ধুরতা ও কঠোরতার সম্মুখীন আপনাকে হতে হবে সে সব ক্ষেত্রে আপনি অগাধ-অশেষ ধৈর্য | 
ধারণ করম্ন। | 


আল্লাহর এ ফরমান যথাযথভাবে পালন করার জন্য নবী করীম (সঃ) যখন কার্যতঃ ইসলাম প্রচার শুধু করে 
দিলেন এবং কুরআন মজীদের পরপর নাযিল হওয়া সূরাসমূহ পাঠ করে লোকদেরকে শুনাতে শুরু করলেন, তখন 
মক্কায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিরদ্ধতার প্রচন্ড ঝঞ্জা' ব্যাত্যা মাথা উচু করে দীঁড়ায়। এ অবস্থার মধ্যে কয়েকটি মাস 
অতিবাহিত হওয়ার পর হচ্ছ্বের সময় এসে পৌছাল। তখন মক্কার লোকদের মনে চিন্তা-ভাবনা, জেগে উঠলো, 
হজ্জের সময় সমস্ত আরব দেশ হতে হাজীদের কাফেলা এসে মক্কায় উপস্থিত হবে। মুহাশ্মদ (সঃ). যদি এ সব | 
কাফেলার অবস্থান স্থলে উপস্থিত হয়ে সমাগত হাজীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং হজ্জ্ব সংক্রান্ত সমাবেশসমূহে 
দাঁষ্কিয়ে কুরআনের ন্যায় হুলনাহীন ও মর্মস্পর্শী কালাম পাঠ করে শুনাতে শুরু করে দেন তাহলে সমধ আরবের 
প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত তাঁর দাও আত পৌছে যাবে। আর তার দরুদন কত মানুষ যে প্রভাবিত হয়ে পড়বে তার কোন 
ইয়ত্তা থাকবেনা। এ কারণে কুরাইশ সরদাররা একটা সম্মেলনের অনুষ্ঠান করলো। তাতে সিদ্ধান্ত গৃহীত হ'ল, 
হাজীদের মক্কায় উপস্থিত হতে শুরু হওয়ার সংগে সংগে মুহাম্মদের (সঃ) বিরুচন্ধে ব্যাপক প্রচার ও প্রোপগান্ডা | 
শুরু, করে দিতে হবে। এ কথায়.সকলের এক মত হওয়ার. পর অলীদ ইবনে মুগীরা সযবেত আরবদেরকে সম্বোধন 
করে বললো, তোমরা যদি মুহাম্মদ (সঃ) সম্পর্কে বিভিন্ন কথা লোকদেরকে বল তাহলে আমাদের প্রতি কারও | 
, কোন আস্থা থাকবে না। কাজেই তার সম্পর্কে কোন একটা কথা .আমাদের মধ্যে নির্দিষ্ট করে দিতে হবে। সে 
কথাটিই সকলের নিকট বলবে। তখন কয়েকজ্রন বললো, আমরা বলবোঃ মুহাম্মদ (সঃ) গণক। অলীদ বললোঃ 
না, খোদার নামের শপথ, সে তো গণক নয়! গণক আমরা অনেক দেখেছি। তারা গুন গুন করে যেসব শব্দ 
উচ্চারণ করে, আর যে ধরনের বাক্য রচনা করে, কুরআনের সঙ্গে তার দূরতম সম্পর্কও নেই। অন্য কিছু লোক 
বললোঃ তীকে স্তন প্রভাবিত বলে প্রচার করতে হবে। অলীদ বললো, 'স্ববিন্‌ প্রভাবিতও তিনি-নন। পাগল ও মজনুন 
ধরনের লোকতো আর কম দেখিনি! এরূপ অবস্থায় ব্যক্তি যে ধরনের অসংলগ্ন ও অর্থহীন প্রলাপ বকতে থাকে, 
উদ্দেশ্যহীন কাজ-কর্ম করে, তা তো সকলেরই জানা । এমতাবস্থায় মুহাম্মদ (সঃ) যে কালাম পেশ করছেন, তা 
পাগলের প্রলাপ কি বলবে? জ্বিন্‌ প্রভাবিত ব্যক্তির মুখ হতে যেসব অর্থহীন শব্দ উচ্চারিত হয়, কুরআনের সঙ্গে 
ভার কোন সাদৃশ্য আছে কি?’ লোকেরা বললোঃ তাহলে আমরা বলব, তিনি কবি। অলীদ বললোঃ না, তিনি 
কবিও নন। যত প্রকার কবিতা হতে পারে-তা সবই আমাদের জানা আছে। কুরআনের কালামকে কাব্য বা কবিতা 
বল] কিছুতেই সম্ভব নয়। লোকেরা বললোঃ তাহলে তীকে জাদুকর বলতে হবে। অলীদ বললোঃ 'তীকে জাদুকর :! 
AEA AAA AAT AAT ALLA ATTN TNT NST TSN TSA | 


PDD ১৯১৯১ ২প৯২৯১১২১৯১ ১১১১ 


৭৪ সূরা মুদাচ্ছির টু ১৪৮ পারা ২৯ 


rd 


বলার তো কোন অবকাশই নেই। জাদুকরদের আমর! জানি। তারা যে সব পন্থার উদ্ভাবন করে জাদুগিরি করবার 
জন্য, তাও আমাদের নখদর্পণে। মুহাম্মদের (সঃ) প্রতি এ কথা কিছুতেই আরোপ করা যায় না। অতঃপর অলীদ 
বললোঃ এ সবের মধ্য হতে যা কিছুই তোমরা তীর সম্পর্কে বল না কেন, লোকেরা তীকে একট! অবাঞ্ছিত 
অভিযোগ বলে উড়িয়ে দেবে। খোদার নামে শপথ করে বলি, এ কালামে খুব বেশী মাধুর্য রয়েছে। তার শিকড় 
অতিশয় গভীর । তার শাখা-প্রশাখা প্রচুর ফল ধারক। এ কথা শুনে আবু জেহেল অলীদের প্রতি সংশয় প্রকাশ 
করলো। বললো, তৃমি নিজে যতক্ষণ মুহাম্মদ (সঃ) সম্পর্কে তোমার নিজের অভিমত স্পষ্ট ভাষায় ব্যক্ত না 
করবে, তোমার জাতির জনগণ তোমার প্রতি ততক্ষণে কিছুতেই রাজী (আস্থাশীল) হতে পারে না। সে বললো, 
তাহলে আমাকে ভাবতে দাও। পরে চিন্তা-ভাবনা করে সে বললোঃ তীর সম্পর্কে গ্রহণ যোগ্য যে কথাটি বলা 
যেতে পারে, তাশল এই, তোমরা সমধ আরবদের নিকট বলবে, তিনি একজন জাদুকর । তিনি এমন কালাম পেশ 
করেন, যা ব্যক্তিকে তার পিতা, ভাই, স্ত্রী, পুত্র ও গোটা পরিবার হতে বিচ্ছিন্ন করে দেয়। অলীদের এ কথাটি 
উপস্থিত সকলেই গ্রহণ করলো। পরে একটা পরিকল্পনার ভিত্তিতে হচ্ছ্বের মৌসুমে কুরাইশ বংশের প্রতিনিধিদল 
হাজীদের মধ্যে ছড়িয়ে পড়লো। তারা দ্রাগত হজযাত্রীদের আগামতাবে জানিয়ে দিতে লাগলো যে, এখানে 
একজন বড় জাদুকর মাথা জাগিয়েছে। তার জাদু পরিবারসমূহের মধ্যে বিচ্ছেদ্য -ব্যবধান, বিসম্বাদ-মনোমালিন্যের 
ও তাঙুনের সৃষ্টি করে। তার সম্পর্কে তোমাদের সাবধান থাকতে হবে। কিন্তু এরূপ প্রচারণার বিপরীত ফল দেখা 
দিল। কুরাইশের লোকেরা নিজেরাই হযরত মুহাম্মদের (সঃ) সংবাদ সমগ্র আরব দেশে ছড়িয়ে ও বিস্তার করে 
দিল। (-সীরাতে ইবনে হিশাম, প্রথম খন্ড, ২৮৮-২৮৯ পৃঃ। এ বিবরণের যে অংশে বলা হয়েছে যে, আবু 
জেহেলের দাবীতে অলীদ বললো, ইকরামার সুত্রে ইব্‌নে জরীর স্বীয় তফসীরে এটা উদ্ধৃত করেছেন) আলোচ্য 
সূরার দ্বিতীয় অংশে এ ঘটনারই পর্যালোচনা করা হয়েছে। তার বিষয়বস্তুর বিন্যাস এইঃ 


৮-১০ নশ্বর আয়াতে সত্য দ্বীন অমান্যকারীদের সাবধান করা হয়েছে এই বলে যে, আজ তা তারা যা কিছু 
করছে তার মারত্মক পরিণতি তারা নিজেরাই কিয়ামতের দিন দেখে নেবে। 


১১-২৬ নশ্বর পর্যন্ত আয়াতসমূহে অলীদ ইবনে মুগীরার নাম না নিয়েই বলা হয়েছে যে, আল্লাহ্‌ তা'আলা এ 
লোকটিকে অফুরন্ত নি' আমত দিয়েছিলেন; কিন্তু তার বিনিময়ে সে ফি নির্লজ্জভাবে সত্য দ্বীনের বিরুদ্ধতায় মেতে 
উঠেছে! এ প্রসঙ্গে লোকটির মানসিক ঘন্দের স্পষ্ট চিত্র অংকিত হয়েছে। একদিকে লোকটি মুহা্মদ (সঃ) ও 
কুরআন মজ্জীদের সত্যতার প্রতি বিশ্বাসী ছিল। কিন্তু অন্যদিকে সে নিজ জাতির মধ্যে প্রতিষ্ঠিত স্বীয় প্রাধানা 
' আধিপত্য ও কর্তৃতৃকেও বিপন্ন করে দিতে প্রস্তুত ছিলনা। এ কারণে সে কেবল ঈমান প্রহণ হতে বিরত রয়েছে 
তাই নয়, দীর্ঘদিন পর্যন্ত নিজের মনের সঙ্গে দ্বন্ব-ঝগড়ায় লিপ্ত থাকার পর শেষ পর্যন্ত একটা কথা রচনা করে 
বললোঃ মানব সাধারণকে এ কালামের প্রতি ঈমান আনা হতে বিরত রাখার জন্যে তাকে জাদু নামে অভিহিত 
করতে হবে। লোকটির এই জঘণ্য: মানসিকতার বীতৎস রূপকে এখানে উদঘাটিত করা হয়েছে। বলা হয়েছে, | 
নিজের এসব হীন কার্যকলাপের পরও আরও অসংখ্য নি' আমতসমূহ তাকে দেয়া হোক বলে দাবী জানাতে এ | 
ব্যক্তি কোররূপ লজ্জা বা কুষ্ঠা বোধ করেনা। অথচ এখন লোকটি কোন পুরস্কার পাওয়ার নয়, দোযখের কঠিন 
শাস্তি পাওয়ারই যোগ্য হয়েছে। 


এরপর ২৭-৪৮ নশ্বর পর্যন্ত আয়াতসমূহে দোযখের তয়াবহতার উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, কোন্‌ সব 
চরিত্র ও নৈতিক গুণাবলীর অধিকারী লোকেরা এ দোজখের যোগ্য সাব্যস্ত হবে! 


৪৯-৫৩ নম্বর পর্যন্ত আয়াতসমূহে. কাফেরদের রোগের আসল কারণের ও মূল্যের উল্লেখ করা হয়েছে! আর তা 
হ'ল এই, তারা পরকাল সম্পর্কে সম্পূর্ণ নির্ভীক ও বেপরোয়া । এ দুনিয়ার জীবনকেই তারা মনে করে সব কিছু; 
বিশ্বাস করে এখানেই সব শেষ। এ কারণে তারা কুরআন হতে দূরে-অতি দূরে পালিয়ে যায়, ঠিক বন্য গর্ধত 
যেমন ব্যঘকে ভয় করে দূরে সরে যায় তেমনভাবে এরা ঈমান গ্রহণের জন্যে নানা প্রকারের অযৌক্তিক শর্তসমূহ 
পেশ করে। অথচ তাদেরই উপস্থাপিত শর্তের মধ্যে কোন একটি শর্তও যদি পূরণ করে দেয়া হয়, তবুও তারা 
পরকাল অস্বীকৃতি করে ও ঈমানের পথে এক কদমও অগ্রসর হতে পারেনা। 
হু 


কস্ট 


০১০২০০০২০০০ 


০৩০৩৯৪৯৯১০১ 


৭৪ সূরা মুদাচ্ছির ১৪৯ পারা২৯ 

ত 

b 

A সূরার শেষভাগে স্পষ্ট ভাষায় বলে দেয়া হয়েছে যে, আল্লাহ্‌ তো কারও ঈমানের মুখাপেক্ষী নন, কেউ ঈমান 

রঃ গ্রহণ করুক আর নাই করুক তাতে তীর কিছুই আসে যায় না। কাজেই তিনি সকলের দাবী অনুযায়ী কেবল শর্ত 

6] পূরণ করে বেড়াবেন, এমন কথা যুক্তিসংগত নয়। কুরআন সর্বসাধারণের জন্য নসীহতের কিতাব। তা সকলের 
সামনে পেশ করে দেয়া হয়েছে। এখন যার ইচ্ছা ঈমান আনবে, আর যার ইচ্ছা হবে না ঈমান আনবে না। তবে 
আল্লাহর নাফরমানী করার ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করা উচিৎ। যে ব্যক্তিই তাকওয়া ও খোদাভয়ের 
আচরণ অবলম্বন করবে, আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, পূর্বে সে যতবারই নাফরমানী করে থাকুক না 
কেন। 


০ ৯ 


৭৪ সূরা মুদাচ্ছির ৃ ১৫০ 


rd ৫৮৮, 22 5,2০১ 
VE CIENT 000 (<) £ 
মী মুদ্দাস্সির সূরা (৭8) ছার 


টাও 


অতিব মেহেরধান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুর) 


++ ৮৮১৫৬ আর পাত) পাইতে ০০৫৫ রত 
End বৃ বে ৬৪ 
ঠা ১৪৪১ ১৯১) 0 ও শে 
১ f 
বেশীপাওয়ার আশায় অনুধহ করো না এবং দূরে থাকঅতএব অপবিত্রতা এবং পবিত্র অতঃপর তোমার কাপড় 


কর 
৮০৬ $১% £ 


সবর কর অতএব তোমার রবেরজন্যে এবং 


--_ 7 শী শী ৮ লা. 


সুরা আল-ুদ্দাসসির 
(মক্কায় অবতীর্ণ) 
মোট আয়াতঃ ৫৬ 
মোট রুকৃঃ ২ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 

১। হে আবৃত শয্যা-গহণকারী ১! 

২। উঠ, আর সাবধান কর 

৩। ও তোমার খোদার শেঠভৃ-বড়ত্বের ঘোষণ। কর। 

81 আর নিজের কাপড় পবিধ রাখ। 

৫। আর মলিনতা পৃতিগন্ধময়তা হইতে দূরে থাক। 

৬। আর অনুগ্হ করিও না অধিক পাওয়ার উদ্দেশ্যে। 


৭। আর নিজের খোদার জন্য ধৈর্য ধারণ কর। 
শী শী শী শীট শা ৮৮ লু 
দিয়! হয়। “এক্রা বিসমে...” "তোমার সৃষ্টিকর্ত। প্রতুর 


১। এই সূরার প্রাথমিক ৭টি আমাতেই রস্পল্নাহ (সঃকে সর্ব প্রথম ইসলাম প্রচারের আদেশ 
নামে পাঠ কর"ঃ এরপর এই হচ্ছে দ্বিতীয় অহী থ। রসৃপুগ্রাহর (সঃ) উপর অবতার হয়েছিল। 


্‌ 


১০০৯৯১৯০১৯৯ 


-আমি সৃষ্টিকরেছি যাকে আর আমাকেছাড় 
্€ 8৮ 52 ৫১৮৫৫ 23 2 A বে 
2০12৯85 2 56 135444 খু ৭) ৩৫০ 
সদা উপস্থিত সন্তানাদি এবং বিপুল সম্পদ তার জনো আমিবানিয়েছি 
45 ৫ উঠ ৮54 রা ৮৮4৫৫ 
45,54 5 ৩৪ ৬ রা এ 


সেনিশ্চয় কক্ষণও না অধিক দিব আমি যে a প্রচুর স্বচ্ছলতা তার জন্যে 


৫ 1৫ £% 55৮ 


৫১] ৫125০ তি 6৬১: (৪১ 


এবং চিন্তা করল সেনিশ্চই কঠিন চড়াইয়ে তাকে চড়াবআমি' শীঘ্রই আমাদের নিদর্শনাদির প্রতি 


.৮। স্বরণ কর, যখন২ শিংগায় ফুঁ দেওয়া হইবে, তি ৫ 4৫৫5 SATE 
৯। সেই দিনটি বড়ই কঠোর সাংঘাতিক হইবে, সে-সিদ্ধান্ত নিল কেমন সেনস্যাৎ তাই সে সিদ্ধান্ত 
১০। কাফেরদের জন্য কিছু মাত্র সহজ হইবে না। ৫৪ 
১১। আমাকে ছাড়িয়া দাও, আর সেই ব্যক্তিকে যাহাকে আমি একলা সৃষ্টি করিয়াছি। 

১২। বিপুল পরিমাণ ধন-মাল তাহাকে দিয়াছি, 

১৩। তাহার সহিত সদা উপস্থিত.থাকা বহু পুত্র দিয়াছি। 

-১৪। আর তাহার জন্য নেতৃত্ব-কর্তৃত্বের পথ সুগম করিয়া দিয়াছি। 

১৫। তাহা সত্তেও সে লালসা পোষণ করে এই জন্য যে, আমি তাহাকে আরও অধিক দিব। 

১৬। কক্ষণও নয়, আমাদের আয়াতসমূহের প্রতি সে অত্যন্ত শত্র মনোভাবসম্পর। 

১৭। আমি তো তাহাকে শীঘ্রই একটা কঠিন চড়াইতে চড়াইব। 

১৮। সে চিন্তা করিয়াছে এবং কিছু কথা- বার্তা রচনার চেষ্টা চালাইয়াছে। 


১৯। ফলে খোদার মার তাহার উপর, কি রকমের কথা রচনার জন্য চেষ্টা করিয়াছে! 


খু টি 
যাবার পর প্রথমঝার হজ্জের মৌসৃদ উপস্থিত হয়েছিল এবং কৃরাইশ সরদাররা একটি সম্ফেলন অনুষ্ঠান করে সিদ্ধান্ত করেছিল থে, বাহির থেকে 
আগত হাজীদের মধ্যে কুরআন ও মুহাম্মদ সম্পর্কে কু- ধারণা সৃষ্টির জল) প্রোপাপান্ডার এক প্রচন্ড অভিযান চালাতে হবে। 


(৩৩৬০ ২৩১০০২০২২০১ 


৭৪ সূরা মুদাচ্ছির ১৫২ পারা ২১ 
পর 


৯ 
bo 


A 
4 ৫৫ AL (EF 


K 


ও কপাল কুচড়াল পরে সেতাকাল এরপর সিদ্ধান্তনিল কেমন মার পড়ল আবার ও 


5 রি £ ৮ 2 4%, 
2 ২) 2 ৩১ 0৬ SHE TH 


জাদু এছাড়া এটা নয় সেবলল অতঃপর অহ্ংকারকরল এবং সেফিরল এরপর 


) | 

৫ করাবো 

মা 

এ] ALLE Had তে / 255 রত ৬2 তে পা € 
১ 1 ৬ উর ৬৬ ৬৬ শি ENE 

K ৪৯৯1৯১০১১৩৩ টি ৪ ৮ ১) © ৯০৮৬ A ৬১০১১ ৬ ৩9 
ঈ ঝলসে দেয় ছেড়েদের না এবং বাকী-রাখে না দোযখ কিসেই তুমি জান কি এৰং 
৮ 

1 

j ৯ পরতে তা পাঠ রশি Ar 

Kl © a ৯ ই AL 
© yur la ** AREA 
উনিশ (প্রহরী) তার উপর চামড়াকে 


২০। হ্যা, খোদার মার তাহার উপর, কি রকমের কথা রচনার চেষ্টা করিয়াছে৩।. 
২১। পরে (লোকদের প্রতি) তাকাইল, 

২২। পরে কপোল সংকোচিত করিল, মুখ বাঁকা করিল, 

২৩। পরে ফিরিয়া গেল ও অহংকারে পড়িয়া গেল। 

২৪। শেষ পর্যন্ত বলিল, ইহা কিছুই নয়, শুধু জাদু মাত্র, ইহা তো পূর্ব হইতেই চলিয়া আসিতেছে, 
২৫। ইহা তো একটা মানবীয় কালাম। 

২৬। খুব শীঘ্বই আমি তাহাকে দোযখে নিক্ষেপ করিব। 

২৭। আর তুমি কি জান, সে দোযখটি কি? 

২৮। উহা অবশিষ্ট রাখে না, ছাড়িযাও দেয় নাঃ: 

২৯। চামড়া ঝলসাইয়! দেয়। 

৩০। উনিশ জন কর্মচারী তাহার উপর নিয়োজিত। 


০২+১+- ++ লালু 

৩। এখানে জলীদ-বিন-মুখারকে কোঝানে। হয়েছে! কুরআন যে খোদার কালাম এ কথা সে অন্তরে অন্তরে বুঝে নিয়েছিল। কিন্তু মন্তায় নিজের সরদারী 
কায়েম রাথার উদ্দেশ্যে সে উন্দ সম্মেলনে হুমুরকে (সঃ) জাদুকর ও কুরআনকে জাদু বলে ব্যাপকতাবে প্রচার করার জন্যে কাফেরদেরকে পরাষর্শ 
দিয়েছিল। রা 

৪1 অর্থাৎ আধাব পাওয়ার যে৷গ্য একজন ব্যক্তিকেও বাকী থাকতে দেবে ন! যে তার পাকড়াওয়ের মধ্যে না এসে থেকে বাবে। আর. থে ব্যক্তিই 
পাকড়।ওয়ের মণো আসলে তাকে সে আযাব না দিয়ে ছাড়বে লা। 


(২৬৩৬5:5:525555:০555০০০১০৯১০১১৯ 


LAT & (4৫০০ এ ০০০ এ এ আস PDP ০৮৮১৮ ৮৯০০১৮৬০১৯০ 


০১৯০ 


চা আথ লে, 


2৩৩ 
শু 
ত 


৭৪ সূরা মুদাচ্ছির ১৫৩ 


০০১০০০০০১০৯ 2 


পারা ২৯ 


৫৫ eT 2 FD TNT DATO DT TORY 
উকি ৩ $$ ০৪৫০০ 5) ডি ৬ ৩ 41 
আযরাবানিয়েছি লা এবং তিল ছাড়া দোজখের ১৩, আমরা বানিয়েছি না এবং এ 


লা রি এও ২ 0831 


(| দেয়া হয়েছে যাদের (তারা) দৃঢ় বিশ্বাসকরেযেন কুফরীকরেছে তাদেরজন্যে রর এছাড়া . তাদের সংখ্যা 


| 42. নিগার Arad পা : 
ET ELS $ 3 [৩ 1 Xa 5095 5 
না এবং 


ঈমান ঈমানএনেছে যারা 
(তোদের) 


৩ 52 30 পঠিত পরত 327 স্‌ 
555 0 GH 0235 ৩১৪৮০ 5 ০১৪৮১ 5 
তাদেরঅজন্তরসমূহের আনতে যারা বলেযেন এবং এবং দেয়া হয়েছে 
ile বে 


৬১১৫০৭৬০1৫4 DAA ৫ a 


এভাবে উদাহরণ এই ছারা আল্লাহ ইচ্ছে রাখেন ... এবং রোগ 


পন্য a a এ এ aT ETD DT BT DTT aT 


ELE HET OE রে 869 


কেউ জানে না এবং ইচ্ছেকরেন যাকে হিদায়াত দেন এবং ইচ্ছেকরেন যাকে টু 


৯৩ 
nf EI 


8১5) ১৮ ও) ৫ ৩2 ১৪ 2) ১৫ 2৮৮ 
মানুষের জন্যে রা এ এ UR RAL “ভা mre RT 


Senn EE ESE িউিই 
ফিতন! বানাইয়া দিয়াছি। যেন আহ্লি-কিতাবের লোকেরা দৃঢ়ভাবে বিশ্বাস করিতে পারে এবং ঈমান 


ধহণকারীদের ঈমান যেন বৃদ্ধি লাভ করে। আর আল্লি-কিতাব ও মু'মিন জনগণ কোনরূপ সন্দেহ-সংশয়ের 
মধো না থাকে৬ এবং দিলের রোগী ও কাফেরগণ বলিবে, 'এই ধরনের আশ্চর্যজনক কথা বলিয়া আল্লাহ্‌ কি 
বুঝাইতে চাহেন’; এইভাবে আল্লাহ যাহাকে চাহেন গুমরাহ করিয়া দেন, আর যাহাকে চাহেন হেদায়াত দান 
করেন। আর তোমার খোদার সৈন্য বাহিনীকে স্বয়ং তিনি ছাড়া আ্ঞাব কেহই জানেন না।-আর এই দোযখের উল্লেখ 
কেবলমাত্র এই উদ্দেশ্যেই করা হইয়াছে যে, লোকদের পক্ষে ইহা হইতে নসীহত লাভ সম্ভব হয়। 


ছিন্ন করে মাঝখানে কল! কথা হিসাবে সেই অভিঝে/ণকারীদের উত্তরে বলা হয়েছে, হারা রসৃপুল্লাহর (সঃ) ছুখ থেকে এই কথা জনে বে, দোষখের 0 
কর্মচারীদের সংখ্যা হবে ১৯, এ কথার ঠাটা-বিদূপ করতে শুরু কতে দিয়েছিল । এ কথা তাদের কাছে বড়ই বিন্দয়কর মনে হয়েছিল। একদিকে ভো y 
আমাদের শোনালে। হচ্ছে - আদমের !আঃ) সময় থেকে কেয়ামত পর্যন্ত বুনিপ্নার ঘহ্যে যত লোক কৃক্ধরী ও বড় বড় পাপ করছে ভাগের লোঘগে Ss 
নিক্ষেপ কর! হবে। আবার অন্যদিকে আমাদের এ খবর দেয়া হচ্ছে যে এত ফৃড় বিরাট বিশাল দোযখের মধ্যে সীম! সংখ্যাহীন হানুষের আযাব দেরান্ত 

\ 


জন্যে মাত্র ১৯ জল কর্মচারীই নিযুক্ত থাকবে? 


Ed 


যেহেতু আছলি-কিতাব ও মৃ' যিনৱা ফেরেশতাগণের অসাধারণ শক্তির কথা জ্বানে, সুতরাং দোযখের ব্যবস্থাপনার জন্যে ১৯ জন ফেরেশতা যথেষ্ট। এ 


রহ বিষয় তাদের সন্দেহ থাকতে পারে না। 
বিএ 


৫৩৩৩৬৩৩৩৩৩5 
পাতা - ৯/২4 


98%:19,212) ৬294 নেন ৪ 


is oA {ও ৫ & 8৫2৬ ৯৩৫০ রর ০৫৬ 


ডানদিকস্থ ব্যক্তিপণ ছাড়া 


মিছকিনকে খাওয়াতাম আমরা রি 
৩২। কক্ষণও নয়?! চন্দ্রের শপথ, 
৩৩। শপথ রাত্রের-যখন উহা প্রত্যাবর্তন করে, 
৩৪। আর প্রভাতকালের-যখন উহা উজ্জ্বল হইয়া উঠে। 
৩৫। এই দোযখ বড় বড় জিনিসগুলির মধ্যের একটি 
৩৬। মানুষের জন্য ভীতি প্রদানকারী । 
৩এ। তোমাদের মধ্যকার এমন প্রত্যেক ব্যক্তির জন্য ভীতিপ্রদ, যে সন্মুখে অধসর হইতে চাহে; কিংবা পিছনে 
পড়িয়া থাকিতে ইচ্ছুক। 


৩৮। প্রতিটি প্রাণী স্বীয় উপার্জনের বিনিময়ে রেহনবন্দী? 
৩৯। দক্ষিণ বাহুওয়ালা লোকদের ব্যতীত। 


৪০-৪১। ইহারা জান্নাতসমূহে থাকবৈ। তথায় তাহারা অপরাধী লোকদিগের নিকট জিজ্ঞাসা ক্রিবেঃ 
৪২। কোন্‌ জিনিসটি তোমাদিগকে জাহান্নামে লইয়া গিয়াছে»? 
৪৩। তাহারা বলিবেঃ 'আমরা নামায পড়া লোকদের মধ্যে শামিল ছিলাম না, 


8৪। মিসকীনদিগকে খাবার খাওয়াইতে ছিলাম না, 
খ। অর্থাৎ এ কোন আজগুবি কথা নয়, এইতাৰে ঘার ঠা্ট1-বিদুপ করা যেতে পরে। 


৮। অর্থাৎ চাঁদ, রাত, দিন ঘেক্তপ আল্লাহতা' আলার শক্তি-মহিহার মহান নিদর্শনাবলী, সেইন্ডপ দোষখও আল্লাহর শক্তি ঘহিমার মহান স্দির্শনসমূহের 
অন্যভম একটি বন্ধু। ' 
৯) eb TS 


সি 


(০০২৯৯ 


৭৪ সূরা মুদাচ্ছির ১৫৫ পারা ২৯ 
PARR হ্‌ হ্‌ 


ASANO ANT CAN a a7 2 tn Tn TAD TO 2 TST 


০৪ 22 (১2 
22 ০৬৫৩ 4 0 
লে মিথ্যারোপ করতামআমব্রা এবং ৫৯ সাপে আলোচনা আমরা 
করতাম 


U5 6553 ভি উ৬ £ ৬১) 


তাদেরকাজেআসবে নাঅতঃপর ০ আমাদের কাছে আসল শেষ পর্যন্ত fi 


রি 5৫ টি রব fh 
CR ৮৫ ৩৬ € Me cal 8৪) EE 
ৰা নসীহত তাদের হয়েছে কি অতঃপর সুপারিশ j 

A 

? 


এবং 
22 AIA 


১৯৯৬-১১-৯৯ ০১৯১৭১৯১৮৮১ টস 


রি রর ৫ 2556 2511 55 2৫৭৮ ৮ ত5 ড় 
সিংহ থেকে  পলায়নক রছে ভীতন্রস্ত গদতসমূহ তার! যেন মুখ ফিরিয়ে নেয় 


এস সি 


_৪৫। আর প্রকৃত সতোর বিরুদ্ধে কথা রচনাকারীদের সহিত মিলিত হইয়া আমরাও অনুরূপ কথা-বার্তা রচনা 
করার কাজে মশগুল হইয়াছিলাম। 


৪৬। সেই সংগে প্রতিফল দেওয়ার দিনটিকে আমরা মিথ্যা-অসত্য মনে করিতাম। 

৪৭। শেষ পর্যন্ত আমরা সেই দৃঢ় প্রত্যয়মূলক জ্িনিসটিরই সম্মুখীন হইয়া পড়িলাম।” 

৪৮! এই সময় সুপারিশকারী লোকদের সুপারিশ তাহাদের কোন কাজেই আসিবে না। 

৪৯। বলতো, এই লোকদের কি হইয়াছে যে, ইহারা এই নসীহত হইতে মুখ ফিরাইয়া লইয়া আছে? 
৫০। যেন ইহারা বনাগাধা, 

৫১। ব্যাঘ্বের ভয়ে পালাইয়া যাইতে ব্যতিবাস্ত১০। 


১০। এট। আরবীভাষার একটি বাগধারা । বলা গাধার স্বভাব হলো, বিপদের একটু আচ "পেলেই এর! দিশেহারা হয়ে পালাতে থাকে। অন্য কোন জন্তুই এমন 
করে পালায় না। ke 


TUM a Ca "aa ০১০৫৭ প১১০১১৯-০১৮০৯৮১৮১৯১৮৮ 


খানা এ গা এ ০১০৫ 


ৃ 
: 
' 
1 
1 
প্‌ 
K 
18 
1 
ৰ 
: 
/ 
4 
4 
চি 
1 
& 
খ 
v 
রর 
টি 


বিউটি নান 


শর LES 
© ৮১৯১০) 


আখেরাতকে 


স্প্রে প্র 72৮ ০ ৮ যি রে 
৯) (০)১)১৬১ রর 6 ৮ 
এ ছাড়া তারা শিক্ষষনেবে . না এবং তার শিক্ষানিক 


et Ae TAL AL LALA 
© Ba) ০১০ 5 


মাফ করার অধিকারী এবং 


৫২। বরঞ্চ ইহাদের প্রত্যেক ব্যক্তিই চাহে যে, তাহার নামে খোলা চিঠি প্রেরিত হউক১১। 
৫৩। কক্ষণই নয়, আসল কথা হইল, এই লোকেরা পরকালকে মাত্রই ভয় করে না। 
৫৪। কক্ষণই নয়১২। ইহা একটি উপদেশ মাত্র। 

৫৫। এক্ষণে যাহার ইচ্ছা, ইহা হইতে সে শিক্ষা গ্রহণ করুক। 


৫৬। আর ইহারা কোন শিক্ষাই গ্রহণ করিবে না -তবে আল্লাহই যদি তাহা চাহেন। তিনিই উহার উপ যে 


তীহার প্রতি তাকওয়া পোষণ করা হইবে। আর তিনিই ইহার যোগ্য যে, (তাক্ওয়া পোষণকারী 
লোকদিগকে) তিনি ক্ষমা করিয়া দিবেন 


১১) অর্থই, এর! চায়, আল্লাহতা' আলা সত্য সত্যই যদি মূহাস্মদকে (সঃ) নবী মনোনীত করে থাকেন তবে মক্কার প্রতিটি সরদার ও প্রতিটি শেখের নামে 
তিনি এক একটি পত্র এই মর্মে লিখে পাঠান যে--মুহাশ্যদ আমার নবী" তোমরা সকলে তার আনুগত্য প্রহণ করো।* 


> অর্থাৎ তাদের এরূপ কোন দাবী কশ্মিনকালেও পূর্ণ করা হবে ন!। 


৬১০৬২ 


সি 


৭৫ সূরা কিয়ামাহ ১৫৭ 


৫৫৫4৫৫০০০০২ 


নামকরণ 


সূরার প্রথম আয়াতের শব্দটিকেই 44১5)! এর নামরূপে প্রহণ করা হয়েছে। আর কার্ষতঃ এটা এ সূরার কেবল 
নামই নয়, এ সূরায় আলোচিত বিষয়ের শিরোনামও এটাই। কেননা, এ সূরায় কিয়ামত সম্পর্কেই আলোচনা করা 
হরেছে। 


নাধিল হওয়ার সময়-কাল 


হাদীসের কোন বর্ণনা হতে এর নাধিল হওয়ার সময়কাল জানা যায় না। কিন্তু তাতে আলোচিত বিষয়ে এমন 
একটি অন্তর্নিহিত সাক্ষ্য পাওয়া যায়, যা হতে জানা যায়, এ মক্কার প্রাথমিক কালে নাযিল হওয়া সূরাসমূহের | 
একটি ৷ ১৫ নম্বর জায়াতের পর কথার ধারাবাহিকতা চূর্ণ করে সহসাই রসূলে করীম (সঃ)-কে সম্বোধন ক'রে . 
বলা হয়েছেঃ 'এই অহীকে দ্রল্ত স্বরণ করিয়া লওয়ার জন্য স্বীয় জিন্ভাকে লাড়াইও না। ইহা স্বরণ করাইয়া 
দেওয়া ও পড়াইয়া দেওয়া আমাদেরই দায়িত্ব । কাজেই আমরা যখন উহা পড়িতে থাকি, তখন তুমি উহার পাঠকে 
গভীৱ মনোযোগ সহকারে শুনিতে থাক। পরে উহার তাৎপর্য বুঝাইয়া দেওয়াও আমাদেরই দায়িত্ব ।” এর পর ২০ 
নম্বর আয়াত হতে পুনরায় সে বিষয়ে কথ! বলা শুরু হয়ে যায় যা শুরু থেকে ১৫ নম্বর আয়াত পর্যন্ত বলে আসা 
হচ্ছিল। এই মাঝখানে বলা বাক্যটি ক্ষেত্র ও স্থান উভয় দিক দিয়ে এবং হাদীসের বর্ণনাসমূহের দৃষ্টিতেও প্রসঙ্গতঃ 
ভাবে বলা হয়েছে। যে সময় হযরত জিবরাঈল (আঃ) এ সূরাটি নবী করীম (সঃ) কে পড়ে শুনাচ্ছিলেন, তখন পরে 
. তা ভুলে না যান এই ভয়ে তিনি তার শব্দসমূহ স্বীয় যুধারক মুখে উচ্চারণ ক'রে যাচ্ছিলেন। এ হ'তে জানা যায়, 
এ ঘটনাটি সেই সময়ের যখন নবী করীম (সঃ) অহী নাযিল হওয়ায় নতুন নতুন অভিজ্ঞতা লাত করছিলেন এবং 
অহী প্রহণের অত্যাস পুরোপুরিভাবে তাঁর আয়ত্তাধীন হয়ে আসেনি কুরআন মজীদে এর আরও দু'টি দৃষ্টান্ত পাওয়া 
যায়। একটি দৃষ্টান্ত সূরা ত্বা-হা-র। তাতে রসূলে করীম (সঃ)-কে সম্বোধন করে বলা হয়েছেঃ 

8 ৯ কেপ ৩ জে বু 


১৫2 DAMN TRS SLE br SDL ISIS 
“কুরআন পাঠে তুমি বেন তাড়াহুড়া না কর যতক্ষণ না তোমার প্রতি উহার অহী পূর্ণতার পৌছিয়া বায়’ 
(১১৪ নম্বর আয়াত) 
আর দ্বিতীয় দৃষ্টান্ত পাওয়া যায় সূরা আলা আ'লায়। তাতে নবী করীমকে (সঃ) সান্বন্‌ দেয়া হয়েছে এই বলেঃ 
-"আমরা শীঘ্ইই তোমাকে পড়াইয়া দিব। উহার পর ভুমি উহা তুলিয়া যাইবে না' (৬ নম্বর আঙ্লাত)। 
উত্তরকালে মবী করীম (সঃ) অহী ধহণে যথেষ্ট এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেছিলেন, তখন আর এ ধরনের 


হেদায়াত দেয়ার কোন প্রয়োজনই অবশিষ্ট ছিল ন!। এ কারণেই কুরআনে এ তিনটি স্থান ছাড়া অন্য কোথাও এর 
জপর কোন দৃষ্টান্ত পাওয়া যায় না। 


বিষয়বস্তু ও মুল বক্তব্য 

এ সূরা হ'তে কুরআন মঞ্জীদের শেষ পর্যন্ত যতগুলি সুরা আছে, ভার অধিকাংশই বিষয়-কন্ধু ও বাচনতঙ্গীর 
দৃষ্টিতে সেই সময়কালে অবতীর্ণ হয়েছে বলে মনে হয়, যখন সূরা মুন্দাস্সির-এর প্রাথমিক সাতটি আয়াত নাবিল 
হওয়ার পার কূয়আন নাবিল হওয়ার ধারা বৃষ্টি বর্ষণের মত. অব্যাহতভাবে পুনরায় শুরু হয়ে গিয়েছিল। পরপর 
! নাযিল হওয়া এ স্রাসমূছে অত্যন্ত বলিষ্ঠতাবে ও প্রভাবশালী পন্থায় অতীব ব্যাপক ও সংক্ষিপ্ত বাক্যাবলীর সঙ্গে 


CCAS ACE CASE CEST ECC CACO TNT TAT TON TT DT NTT OTD TTT DT TDS TTD TD TO TTY 2৩ 
লস্ট 


DPT DTT TTD PPT ১ ৯৯৯ ৯7> ৯১৯১ যা 


ক পুল 


৩০৩৫৫ 


4 


নি 


৭৫ মুলা কিয়ামাহ ১৫৮ পারা ২৯ 
MAIC SSS aD are হিশ ১১০২ র্‌ 


. ইসলাম ও তার মৌল আকীদা-বিশ্বাস এবং নৈতিক শিক্ষার আর্দশসমূহ পেশ করা হয়েছে। মক্কাবাসীদেরকে 
তাদের গুমরাহী সম্পর্কে প্রচন্ডভাবে সাবধান ক'রে দেয়া হয়েছে। এ শুনে কুরাইশ সরদারর! ঘাবড়ে গেল এবং 
প্রথম হজ্জমৌসুম আসার পূর্বেই রসূলে করীম (সঃ)-কে বাধাগ্রস্থ করার উপায় উদ্ভাবনের জন্যে তারা সম্মেলনে 
মিলিত হ'য়ে শলা_পরামর্শ করেছিল। এ সম্মেলনের বিস্তারিত বিবরণ সূরা মুদ্দাস্সির-এর প্রথম আলোচনায় দেয়া 
হয়েছে। 


এ সূরায় পরকাল অবিশ্বাসী-অমান্যকারী লোকদেরকে সম্বোধন ক'রে কথা বলা হয়েছে। তাতে তাদের এক. 
একটা সন্দেহ ও প্রশ্র-আপত্বির জবাব দেয়া হয়েছে। খুবই অকাট্য দলীল-প্রমাণের ভিত্তিতে কিয়ামত ও 
পরকালের সম্ভাব্যতা সংগঠণ ও অপরিহার্ষতা প্রকট ক'রে তোলা হয়েছে। সেই সঙ্গে স্পষ্ট ক'রে বলে দেয়া 
হয়েছে যে, যারাই পরকালকে অস্বীকার করে, তার আসল কারণ এ নয় যে, তাদের বিবেক-বুদ্ধি তাকে অসম্ভব 

' মনে করে। তার আসল কারণ হ'ল এই-তাদের মনের কামনা-বাসনাই তা মেনে নিতে প্রস্তুত বা ইচ্ছুক নয়। এ' 
প্রসঙ্গে লোকদেরকে সাবধান ক'রে দেয়া হয়েছে এই বলে যে, যে সময়টির আগমনকে তোমরা অস্বীকার করছো, 
লে সময়টি অবশ্যই আসবে। তোমাদের যাবতীয় কৃতকর্ম তোমাদের সম্মুখেই উদঘাটিত ক'রে দেয়া হবে। আর 
নিজ নিজ আমলনামা নিজ চোখে দেখার পূর্বেই প্রত্যেক ব্যক্তি স্বতঃই জানে যে, সে দুনিয়ায় কি কর্ম ক'রে: 
এসেছে। কেননা, কোন ব্যক্তিই নিজ সম্পর্কে অজ্ঞ ও অনবহিত নয়। দুনিয়াকে ধোঁকা দেয়ার জন্যে এবং স্বীয় 
মনকে প্রবোধ দেয়ার উদ্দেশ্যে স্বীয় কাজ-কর্মের সমর্থনে যতই বাহানা দেখাতে চেষ্টা করুক না কেন, যতই 
যৌক্তিকতা দেখাক না কেন, নিজেকে চিনতে কারও দেরী হয় না, বাকী থাকে না। 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য 


এ সূরার মূল আলোচ্য বিষয় ও আসল বক্তব্য হ'ল দুনিয়ায় মানুষের প্রকৃত স্থান ও মর্যাদা (Position) 

অবহিত করা, তাদেরকে এ কথা জানিয়ে দেয়৷ যে, তারা যদি নিজেদের এ প্রকৃত স্থান ও 

কথা হদয়ংগম ক'রে খোদার শোকর আগায়মূলক আচরণ অবলঙৰ করে তাহলে তার পরিণতি অত্যন্ত 

কল্যাণময় হবে এবং কুফর ও অকৃতজ্রতার পথ অবলম্বন করলে তার পরিণতি হবে অত্যন্ত মারাত্মক ও 

ংসমূলক। কুরআন যজীদের বড় বড় সূরাসমূহে এ বিষয়টি তো সবিস্তারে আলোচিত হয়েছে; কিন্তু 

বিশেষ বাচনতংপী হ'ল, যেসব কথা পরবর্তীকালে বিস্তারিতভাবে বলা 

হয়েছে তাই এ পর্যায়ে অতি সংক্ষেপে অথচ অতীব মর্মস্পর্শী ও হৃদয়ধাহী পদ্ধতিতে হৃদয়-মনে দৃঢ় মূল করে 

দেয়া হয়েছে, এবং এমন ছোট ছোট বাক্য ব্যবহৃত হয়েছে যে তা শ্রবগকারীদের খুব সহজেই মুখস্থ হয়ে যেতে 
" পারে। - 

এ সূরায় সর্বপ্রথম মানুষকে স্বরণ করিয়ে দেয়! হয়েছে যে, তাদের উপর দিয়ে এমন একটা সময় অতিক্রান্ত 
হয়ে দিয়েছে যখন তারা উল্লেখ্য কিছুই ছিল না। উত্তরকালে একটি সংমিশ্রিত. শুক্র হতে তার অস্তিত্বের অত্যন্ত 
হীন সূচনা হয়েছিল। তখন তার গর্ভধারিণীও তার অস্তিত্বের প্রথম ভিত্তি স্থাপিত হওয়ার কথা জানতেও পারেনি। 
তখনকার সে অনুবীক্ষণী অস্তিত্ব দেখে তা কোন মানবীয় সত্ত৷ এবং পরে এ পৃথিবীর বুকে 'আশরাফুল মাখ্লুকাত? 
হয়ে দাড়াবার যত কোন সত্তা বলে ধারণা হওয়াও ছিল সম্পূর্ণ অসস্তব। 

এর পর মানুষকে জানিয়ে দেয়া হয়েছে যে, এ পন্থায় তোমার সৃষ্টি-কর্ম সুসম্পন্ন করে তোমাকে এখন যা 

- কিছু বানিয়ে দিয়েছি তার পশ্চাতে একটি মহৎ উদ্দেশ্য নিহিত রয়েছে এবং সে উদ্দেশ্য হ'ল, আমরা তোমাদেরকে 
' দুনিয়ায় রেখে তোমার পরীক্ষা নিতে চাই। এ কারণেই দুনিয়ার অন্যান্য সৃষ্টির সম্পূর্ণ বিপরীত তোমাকে কাভজ্ঞান 
ও চেতনাবিবেক সম্পন্ন বানানে৷ হয়েছে এবং তোমার সম্মুখে শোকর ও কুফর এ দু'টি পথ সমানভাবে সুসমতল 
ঞ সুপয় করে উন্মুক্ত করে দেয়া হয়েছে! যেন এখানে কাজ করার যে অবকাশ ও সুযোগ-সুবিধা তোমাকে দেয়া 
হয়েছে তাতে এ পরীক্ষায় তুমি শোকরকারী বান্াহ হয়ে আত্মপ্রকাশ করলে, না কাফের বান্দাহ হয়ে,-তা তুমি 
পু: পরিষ্কারভাবে দেখিয়ে দিতে সক্ষম হও। 


৭৫ সূরা কিয়ামাহ ১৫৯ পারা ২৯ 


৩ EAT AN add Gn AT 0 


অতঃপর মাত্র একটি। আয়াতে স্পষ্ট-অকাট্য নিয়মে বলে দেয়া হয়েছে যে, এ পরীক্ষায় বারা কাফের প্রমাণিত 
হবে তাদের পরিণতি হবে অত্যন্ত. মারাত্মক। 

৫ নম্বর জ্বায়াত থেকে ২২ নম্বর আয়াত গর্যস্ত ক্রয়াগতভাবে সে সব নি'আমতের বিস্তারিত বিবরণ পেশ করা 
হয়েছে, যা দিয়ে খোদার বন্দেগী পালনের দায়িতৃ পূর্ণ মাত্রায় আদায়কারী লোকদেরকে ধন্য করা হবে। এসব 
আয়াতে তাদের কেবলমাত্র সর্বোত্তম শুভ প্রতিফলের কথা বলেই ক্ষান্ত করা হয়নি, সংক্ষেপে তাদের সেসব 
আমলের কথাও বলে দেয়া হয়েছে যার দরুন তারা এ নামের শুভ ফল পাওয়ার অধিকারী হবে। মকী পর্যায়ের 
প্রাথমিক স্রাসমূছের সর্বাধিক প্রকট ও স্পষ্ট বিশেষত্ব হ'ল, তাতে ইসলামের মৌলিক আকীদা-বিশ্বাস ও 
ধারণাসমূহ সংক্ষিপ্ততাবে বলার সংগে সংগে কোথাও ইসলামের দৃষ্টিতে গুরুত্ববহ নৈতিক গুণাবলী ও নেক 
জামলসমূহের উল্লেখ করা হয়েছে, আর কোথাও যেসব খারাব আমল ও চরিত্র হতে ইসলাম মানুষকে - পবিত্র 
করতে চায় যে সবের উল্লেখ করা হয়েছে। কিন্তু এ দু'টি বিষয়ে তাল বা মন্দ পরিণতি এ দুনিয়ার অস্থায়ী জীবনে 
কি হবে সে দিক দিয়ে কিছুই বলা হয়নি; পরকালের চিরন্তন ও শ্বাশত জীবনে তার স্থায়ী ফল ও পরিণতি কি. 
হবে, সে দৃষ্টিতেই এ দু'টি বিষয়ে কথা বল! হয়েছে। কোন খারাপ গুণ কল্যাণকর কিনা এবং কোন তাল গুণ 
ক্ষতিকর কিনা সে প্রশ্ন এখানে তোলা হয়নি। 


এ পর্যন্ত প্রথম রুকৃ'র আয়াতসমূহের বিষয়বস্তু ও মূল বক্তব্যের উল্লেখ করা হ'ল। এরপর দ্বিতীয় রুকৃ'র 
আয়াতসমূহে রসূলে করীম (সঃ)-কে সম্বোধন করে তিনটি কথা বলা হয়েছে। একটি হ'ল, তোমার প্রতি অল্প 
জন্ম করে যে কুরআন মজীদ নাযিল করা হচ্ছে তা এই আমিই করছি, অন্য কেউ নয়। এ কথাটির আসল লক্ষ্য 
নবী করীম (সঃ)-কে নয়-কাফেরদেরকে সাবধান করা এবং ভাদেরকে এ কথা জানিয়ে দেয়া যে, মুহাম্মদ (সঃ) 
নিজে কুরআন মজীদ ঘনপড়াতাবে রচনা করছেন না, তার নাযিল করার মূলে আমি রয়েছি-আমিই তা নাযিল 
ফরেছি এবং একেবারে নয় বারে বারে অল্প অল্প করে নাযিল করা জামার কর্মকৌশলেরই অনিবার্য দাবী। রসূলে 
করীম (সঃ) কে সম্বোধন করে দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে, তা হ'ল তোমার খোদার ফয়সালা, প্রকাশিত হতে . 
যত বিল্বই হোক এবং এ সময়ে তোমার উপর দিয়ে বিপদ-আপদের যে ঝড়-বঞ্চাই প্রবাহিত হোক, সর্বাবস্থায় 
তুমি পরমত ধৈর্য ও সহিষ্ণুতা সহকারে তোমার রিসালাতের দায়িত্ব ও কর্তব্য অবশ্যই পালন করতে থাকবে। 
এসব দুরাচার ও সত্য অমান্যকারী লোকদের কোন: চাপের মুখে একবিন্দু নতি স্বীকার করবে না। 


তীকে তৃতীয় কথা এ বলা হয়েছে যে, রাত দিন আল্লাহকে স্বরণ করতে থাক। নামায পড়. এবং রাত্রিকাল 
আল্লাহর ইবাদতে অতিবাহিত কর। কেননা, কৃফরীর আকাশ-ছোয়া তুফানের বিরুদ্ধে লোকদেরকে আল্লাহর 
দিকে আন্বানকারীদের দৃঢ়তা ও স্থিতি লাতের এটাই হ'ল একমাত্র উপায় ও অবলম্বন এর সাহায্যেই তা লাত 
করা সম্ভব৷ | 

পরে একটি বাক্যে কাফেরদের তুল আচার-আচরণের আসল কারণ বলে. দেয়া হয়েছে। তা হ'ল, তারা 
পরকালকে সম্পূর্ণ ভূলে গিয়ে দুনিয়ার জন্য পাগল হয়ে পড়েছে। আর দ্বিতীয় বাক্যে তাদেরকে সাবধান করা 
হয়েছে এই বলে যে, তোমরা নিজেরাই হয়ে যাওনি, আমরাই তোমাদরকে সৃষ্টি করেছি। চেপটা-চওড়া বুক ও 
দৃঢ় শত বাহ ও হাত-পা তোমরা নিজেরাই নিজেদের জন্যে বানিয়ে লওনি। তার আসল নির্মাতা তো আমরাই । 
তোমাদের সাথে যে আচরণই আমরা করতে চাইব তা আমরা সহজেই করতে পারি, করার সাধ্য ও ক্ষমতা 
পুরোপুরিই আমাদের রয়েছে। আমরা তোমাদের আকার-আকৃতিসমূহ বিকৃত ও পরিবর্তিতও করতে পারি। 
তোমাদেরকে ধ্বংস করে অপর কোন জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারি। তোমাদেরকে মেরে পুনরায় ফু 
যে আকার-আকৃতিতেই চাই, আমরা তোমাদেরকে সৃষ্টি করতে পারি। 

সর্বশেষে এই বলে কথা শেষ করা হয়েছে যে, এ হচ্ছে নসীহতের বাণী। এখন যার ইচ্ছা এ কবুল করে 
উঠব লা 
RESELL BRA Uo SB Cal RRR তা হলে যানুষের চাওয়ার কিছুই নেই on 
(০০০০৩০০৩০৩৭ ০৬-৮৮-০১০১ 


হও 


ৰ 


৭৫ সৃর্লা কিয়ামাহ ১৬০ পারা ২৯. 
4 সর ৫১৩০৬ ১১ ১৯১৯ 
ৃ 


আল্লাহর চাওয়াও তো অন্ধ অযৌক্তিকভাবে হয় না। তিনি যদি কিছু চানই তা হলে তা স্বীয় -ইলমূ ও বিশেষ 
কর্মকৌশলের ভিত্তিতে চান। সে 'ইলম ও কর্মকৌশলতার ভিত্তিতে যাকে তিনি তাঁর রহমত পাওয়ার উপযুক্ত মনে 
করবেন তাকে স্বীয় রহমতে শামিল করে নেবেন এবং যাকে তিনি তিনি যালেম দেখতে পান, তাঁর জন্যে তিনি 


অত্যন্ত মর্মান্তিক ও উৎপীড়ক আবাবের ব্যবস্থা করে রেখেছেন। 


ELD SH. 


৭৫ সূরা কিয়ামাহ KS পারা ২৯ 
NAS ELS NS ASSN TSOTSI OOS SOLES STD DT DSS 
উর চি শে yu 
222১ 
(৭৫) চষ্লিশতার আয়াত 
১5011, 1 ৯০) 4 
অতিবমেহেরবান অশেষ দয়াবান আল্লাহ্র নামে (শুরু) 
তা ০৮212 গপ্া MELA 
S206 2০23) 49৯৮ পচা ~) 


শপথ করছি আমি না এবং কিয়ামতের দিনের কসমথাচ্ছি জামি না 
2 IC 2 পঞঙ্পোর্টা 

ow ® 
মানুষ মনেকরেছে কি 


TAA LIA 2 Lut 5৫ 


Leal সিটে 27224206502 ভঠশি ডা 


তর 
তার অঙ্গুলির  পূর্নবিন্যত্ত আমরা যে 
করব 


অগ্রভাগ 


- না’, আমি কসম খাইতেছি কিয়ামতের দিনের২। 

* আর না, আমি কসম খাইতেছি তিরস্কারকারী মনের৩। 

* মানুষ কি মনে করিয়া বসিয়াছে যে, আমরা তাহার অস্থিগুলি একত্রিত করিতে পারিব নাঃ 

* - কেন নয়? আমরা তো তাহার অংগুলি গুলির গিড়া গিড়া পর্যন্ত যথাযথ বানাইয়া দিতে সক্ষম। 
. কিন্তু মানুষ চায় যে, ভবিষ্যতেও কুকর্মসমূহ করিতে থাকিবে । 


পভ ক সস সক ন সম সত সৰ তক সস ৰস সস সস 


সপ 


সস 
পি 


কথা শুরু করা হত্রেছে 'না' দিয়ে। এ থেকে নিশ্চিতরূপে বোঝ! যায় পূর্ব হতে কোন কথা চলছিল, যে কথার প্রতিবাদে এ সূরাটি অবতীর্ণ হয়েছে। 

সুতয়াৎ এখানে 'না” বলার উদ্দেশ্য হচ্ছে-'ঘা কিছু তোমরা বুঝছে তা ঠিক নয়, আমি শপথ করে বলছি- আসল কথা হচ্ছে এই ।' 

কিয়ামতের সংঘটন সুনিশ্চিত -তাই কিয়ামত আসার ব্যাপারে খোদ কিয়ামতেয়ই কসম খাও হয়েছে। সম বিশ্ব-ব্যবস্থা সাক্ষ্য দিচ্ছে-এ বিশ্ব 

অনাদিও নয়, চিরস্থায়ীও নয়। এই বিশ্ব এক সময় নাস্তি থেকে শ্রস্থিতে এসেছে এবং এক সময় একে অবশ্য শেষ হতেই হবে। 

অর্থাৎ বিবেকের ঘা মানুষকে অন্যায়ের জন্যে তিরক্কারর করে, এবং মানুষের মধ্যে যার বিদ্যমানতা; এই সাক্ষ্য দেয় যে মানুষ নিজের কাজের জন্যে 

দায়ী-তার জন্যে তাকে জাববদিহি করতে হবে । 

অর্থাৎ কিয়ামত অস্বীকার করার আসল কারণ হচ্ছে এই। গ্রন্রপ কোন যুদ্তিপত-ও জ্ঞাল-পত প্রয়াণ এর কারণ নয় যার ভিত্তিতে মানুষ বলতে পারে- 
] কিয়ামত কিছুতে সংঘটিত হবে না না কিয়ামতের সংঘটদ অসম্ভব! 


(৫৩৩৩555555০ ০০০ 


পপ ৯ 


"গহন 


৫ 


৭৫ সূরা কিয়ামাহ ১৬২ পারা ২৯ 
৫৩৬৩৬৫৬১০৯০ 


YY 22 LA পাকি চি কি 27 পণ BA 

OLE ৬০৬ 22০ 35 9 ও dash 24508 

চীদ আলোকহীনহবে এবং চক্ষু ই হযে পাদ কি দি ক লু | 

টু তপু পাঠ LH ৬ পাঠপা ও 2 ৮৫2৫ ৮৩০৫ প্র 

HO 9৮8 ০৩০১ 0৯৩ LES AS 5 
চাঁদ 


ও সূৰ্য একত্রিত এবং 


নন AA A 
১১৮১ ০৩১ 317১১ ৯) ১৪ 


মানুষকে জানিয়েদেয়া হবে অবস্থানস্থল সেদিন তোমাররবের দিকে আশ্রয়স্থল নাই কক্ষণ না 


পালাবার কোথায় সেইদিন মানুষ বলবে 
জায়গা 
32 
| 


SU te 


যি 


1 ০৮ 


ণৈ f 
তার'নিজের সম্পর্কে মানুষ বরং পিছে সে আগে এসি সেদিন 
ছেড়েছে পাঠিয়েছে 
AZ 2৬৮৪ পু ৬৫৫৯ (৮৮ Ar 9 
৩) tS ( নে Y 8/2 
০ 1৩০৮5 ১৪:১৩ HM IIHS 


তোমার জিহ্বা এর সাথে লাড়াবে না তার অজুহাতসমূহ পেশকরে সে যদিও এবং খুব অবগত 


৬. জিজ্ঞাসা করেঃ "আচ্ছা, কবে পর্যন্ত আসিবে সেই কিয়ামতের দিনটি? 
৭. পরে দৃষ্টিশক্তি যখন প্রস্তরীভূত হইয়া যাইবে। 

৮. এবং চাঁদ আলোহীন হইয়া যাইবে 

৯. এবং চীদ ও সূর্য মিলাইয়া একাকার করিয়া দেওয়া হইবে, 

১০. তখন এই মানুষই বলিবেঃ কোথায় পালাইয়া যাইব? 

১১. কক্ষণই নয় ! তথায় কোনই আশ্রয় স্থল হইবে না। 

১২. সেই দিন তোমার খোদারই সম্মুখে যাইয়া অবস্থান গ্রহণ করিতে হইবে; 

১৩. সেই দিন মানুষকে তাহার আগের পরের সমস্ত কৃতকর্ম জানাইয়া দেওয়া হইবে। 

১৪. বরং মানুষ নিজেই নিজেকে খুব ভালভাবে জানে, 

১৫. সে যতই অক্ষমতা পেশ করুক না কেন। 

১ -হে নবী৬। এই অহীকে খুব তাড়াতাড়ি মুখস্থ করিয়া লওয়ার জন্য নিজের জিহ্বা নাড়াইও না। 


৫1 অর্ধাৎ মানুষের নামাযে আমল (কর্মতালিকা) তার সামনে পেশ করার আসল উদ্দেশ্য অপরাধীকে তার অপরাধ সম্পর্কে জানানো নয়। প্রকাশ্য আদালতে 
অপরাধের প্রমাণ পেশ করা ছাড়া ইনসাফের দাবী পূর্ণ হয় না- এ কারণেই এটা আবশ্যক। নতুবা! প্রত্যেক-মানুষ খুব তাল করেই জানে-সে নিজে কি। 


৬। এখান থেকে আরম্ভ করে পরে উত্থার তাৎপর্ বুঝাইয়া। দেওয়াও আমাদেরই দায়িত্বে” রহিয়াছে পর্যন্ত সমস্ত কথাই মাঝখানে বলা একটা কথা। পূর্ব 
থেকে বলে আসা কথার ধারাবাহিকতা তংগ.করে নবীকে সন্বেধন করে এ কথাটি বলা হয়েছে। জিবরাঈল (আঃ) খন হযুরকে এ সূরা জনাজিলেন 
সে সময় তিনি 'পাছে তুলে ন! যাই’ -এই আশংকায় যবান দ্বারা তা পুনঃ আবৃত্তির চেষ্টা করছিলেন । 


৬ আস 
৫৩৩৫৩৩৩৫৩54 ৭০০০১১১০৯৮৯ 


৩৩০৩৩০৬১৩৩৩ 


সি 
৩২ 


£ 


পিল, 


৭৫ সূরা কিরামাহ ১৬৩ পারা ২৯ 


EL CEN 3 B04 2 চপ AE পাত পা Cur ১৮৯৮ rE 
* ১০০ ৰ w 

০ ৮০1১ 7৮৩ Sys 1989 40 9 ০টি Ge ৩! 

অতঃপর। তা পাঠের অনুসরণতখন ভা আমরা যখন অতঃপর তা পাঠ এবং তা মুখস্থ আমাদের দায়িতু নিশ্চয় 

কর ন্‌ 

পা এলি পপর ৩ পণ ১৪ 6 i পে ৯ 


পড়ি করান 
৯ ৩৪১৩৩ 29৯৬ ৩%৩: 3 6 450৫ VES) 


পরকাল ০০১০:২১৪ এবং পার্বিবজ্জীবন তোমরা পছন্দ বরং 'কক্ষণ না 'ভার ব্যখ্যাদেয়া আমাদের নিশ্চয় 


কর দায়িত্ব 
(| 1 LC s23 re Bn Curd WYSE ie dH 5555 
1222 5১৯১ 20 ৪০৩ Bir BLO ৪৮৪৩ ১৭% 55৯9 
মুখ এবং পৃষ্টিমান হবে তার রবের দিকে উজ্বণহবে সেদিন কিছুমুখ। 


AN 
EM 
| 


4 4) পর নৰ (4 নত 24 LXE 
৩৪৩19 ২6982 ও ০ ১০ 556 8৮5৩ 
পৌছবে যখন কক্ষপনা কোমর চূর্ণ তার সাথে করা হবে যে ধারণা করবে মান হবে 

আচরণ 
yx Liat 4৫ ৫1৫ LY aud উল 5 ভি ৫ 
শু 7৮ 4৮ ৬5 2 7৬ ০৪৪ 2 519 
বিদায়ক্ষণ তারযে সে মনে করবে এবং ঝাড়ফুককারী কে বলা হবে এবং কণ্ঠদেশে (প্রাণ) 


. উহা মুখস্ত করাইয়া দেওয়া ও পড়াইয়া দেওয়া আমাদের দায়িত্ব । 
১৮. কাজেই আমরা যখন উহা পড়িতে থাকি, তখন তুমি উহার পাঠকে মনোযোগ সহকারে শুনিতে থাক। 

১৯. পরে উহার তাৎপর্য বুঝাইয়া দেওয়াও আমাদেরই দায়িত্বে রহিয়াছে। 

২০. কক্ষণ-ও নয়’ আসল কথা হইল, তোমরা খুব দ্রন্ত ও অবিলম্বে অর্জনযোগ্য ছিনিস (অর্থাৎ ইহজগত)-কে 
২১. আর পরকালকে উপেক্ষা কর। তালবাস, 
২২. সেই দিন কিছু সংখ্যক মুখাবয়ব উচ্জ্বল সুন্মিত হইবে, 

২৩. নিজেদের খোদার দিকে দৃষ্টিমান হইবে। 

২৪. আর কিছু সংখ্যক মুখাবয়ব উদাস-ন্লান হইবে। 

২৫. মনে করিতে থাকিবে যে, তাহাদের সহিত কোমর চূর্ণকারী আচরণ করা হইবে। 

২৬. কক্ষণও নয়৮। প্রাণ যখন 'কষ্ঠদেশ্‌ পর্যন্ত পৌছিয়া যাইবে, 

২৭, এবং বলা হইবে যে, ঝাড়-ফুঁক দেওয়ার কেহ আছে কি? 

, মানুষ মনে করিবে, দুনিয়া হইতে বিচ্ছিন্ন হওয়ার ইহাই সময়। 


মাঝখানে বলা কথা শেষ হয়ে ঘাঝার পর আবার পূর্ব প্রসংলের সংগে ভাষণের ধায়াবাহিকত! যুক্ত হয়েছে। এখানে 'কক্ষণ-ও-দয়' - কথাটির তাৎপর্য 
হলো বিশ্ব লোকের স্রষ্টা মহান আক্পাহকে তোময়! কিয়ামত সৃষ্টি করতে ও মৃত্যুর পর যানুষকে পুনরায় জীবিত করতে অক্ষম মনে করার কারণে যে 
পরকালকে অস্বীকার করছো তা নয়। বরং আসল কারণ হলো এই । 

৮1 উপর থেকে চলে আসা ভাষশের ঘরসংপের সংগে এই "কক্ষণ-ও নর" কথাটি সম্পর্কযুক্ত । অর্থাৎ 'তোমরা মৃত্যুতে নাস্তি হয়ে যাবে নিজেদের ঘরতুর 
! সমীপে ফিরে যেতে হবেনা" - তোমাদের এ ধাতণ! দিব্যা 
(২৫৬৩57৯০৮০০ 


তু 


৮৮2৩, 


CC 


৭৫ সূরা কিয়ামাহ পারা ২৯ 


হিপ ০৯০৯ 


= 7 7% ৫ ৫ পে তর্তা 
081 5 © ৪055 LH LI SSIS 3 


পরিবারের দিকে" গেল পরে, ফিরেপেল ও. মিথ্যারোপকরূল বরং 7১ না অতঃপর 


4৩১ AH SUH এ (5 FOUR এ 126 Ee 


যে মানুষ মনে করেছেকি biG এরপর অতঃপর তোমার দূর্ভোগ সদস্তে 
জন্যে দুর্ভোগ জন্যে 
200 


6 ৬০ ৩৪ HBS SO SN BH 


ডি একফোটা সেছিল নাকি লাগামহীন ছেড়েদেয়াহবে 


করলেন 


দিলেন 
০2/2 4 3 

£ SLAG শা 

৩০. সেই দিনটি হইবে তোমার খোদারপানে মৃতকে জীবিত যে এতে সক্ষম সেই নয়কি 

৩১, কিন্তু সে সত্য না মানিয়া লইল, না! নামায পড়িল; 

৩২. বরং সত্যকে মিথ্যা, মনে করিল এবং ফিরিয়া গেল। 

৩৩. পরে অহমিকতা. সহকারে নিজের ঘরের লোকদের দিকে রওয়ানা হইয়া গেল। 

৩৪. এইরূপ আচরণ তোমার জন্যই উপযুক্ত এবং তোমাতেই শোভা পায়। 

৩৫. হ্যা, এই আচরণ তোমার জন্যই উপযুক্ত এবং তোমাতেই শোভা পায়। 

৩৬, মানুষ কি মনে করিয়া লইয়াছে যে, তাহাদিগকে এমনিতেই? ছাড়িয়া দেয়া হইবে? 

৩৭. সে কি নিকৃষ্টতম পানির একটি শুক্র ফোটা ছিল না, যাহা (মায়ের গর্ভে) নিক্ষিপ্ত হয়? 


৩৮. পরে উহা একটি মাংসপিন্ড হইল। পরে আল্লাহ উহার দেহ বানাইলেন, উহার অংগ-প্রতাংগ সুসমান ও 
সংগতিপূর্ণ করিয়া দিলেন। 


৩৯. পরে উহা হইতে পুরুষ ও নারী দুই ধরণের (মানুষ) বানাইলেন। 
৪০. এই খোদা কি মৃতদিগকে পুনরায় জীবিত করিতে সক্ষম নহেন? 


রিপার, 
৯। মূল <৫ শবদ বাবহত হয়েছে। আরবী ভাষায় সেই উটকে 'ইবিলুন সুদা' বলা হয় ঘা এমনি ছাড় থাকে, যেদিকে ইচ্ছা বিচরণ করে, কেউ 
তার তত্ত্বাবধায়ক ব! দেখাওুল! করার থাকে না? আমর। -লাগামহীল উট’ -কথাটি এই অর্থেই ব্যবহার করে থাকি। 


(৩৩ COCO ACO CONN ANAT EA Ta Va va ra ta an nn OTD Tn Tn NY 2 Tn TN IS Ton NY DDT TODDS DT 4 


নামকরণ 
এ সূরাটির একটি নাম ৮৯০ আর একটি নায)১১)- এ দু'টি নামই এর পথম আয়াত হতে গৃহীত । 


নাযিল হওয়ার সময়কাল 


অধিকাংশ তফসীরকার বলেছেন, এ সূরাটি মক্কী । আল্লামা জামাথ্শারী, ইমাম রাযী, কাষী বাইযাবী, আল্লামা 
নিযামুদ্দীন নীশাপুরী, হাফেজ ইবনে কাসীর ও অন্যান্য বহু তফসীরকার-ই লিখেছেন, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে। 
আল্লামা আ’লুমী’র মতে এটাই সর্বসাধারণ সমর্থিত কথা। কিন্তু অন্যান্য কিছু সংখ্যক তফসীরকার গোটা 
স্রাটিকেই 'মদীনী' বলেছেন। কেউ কেউ বলেছেন, সূরাটি আসলে তো মক্কী, তবে ৮-১০ নম্বর আয়াত মদীনায় 
নাযিল হয়েছিল। | 
সূরাটিতে আলোচিত বিষয়বস্তু ও বর্ণনাতংগী মদীনায় অবতীর্ণ সূরাসমূহের বিষয়বস্তু ও বাচনভংগী হতে সম্পূর্ণ 
ভিন্নতর। বরং বিষয়টি গভীর ও সৃক্ষ্ভাবে বিবেচনা করলে স্পষ্ট অনুভূত" হয় যে, এ কেবল মকী-ই নয়, 
| মক্কাশরীফেও এ নাযিল হয়েছিল। সূরা মুদ্দাস্সির-এর প্রাথমিক সাতটি আয়াত নাযিল হওয়ার পরবর্তী সময়। ৮- 
১০ বন্বর আয়াতে - অর্থাৎ (১৬৮০1 ৮৯৮০ এ হতে 1), ৮৮৯ La পি ০22 পর্স্ত- 
সমগ্র সূরার বর্ণনা ধারাবাহিকতায় পুরোপুরি সংগতির সঙ্গে মিলে-মিশে আছে। পূর্বাপর সহকারে তা পাঠ করলে 
তার পূর্বের ও পরের কথা ১৫-১৬ বছর পূর্বে নাযিল হয়েছিল এবং তার এত বছর পর নাযিল হওয়া এ তিনটি 
আয়াত এখানে এনে ইচ্ছামত বসিয়ে দেয়া হয়েছে- এমন কথা আদৌ মনে হয় না। 


এ সৃরাটিকে কিংবা এর কোন কোন আয়াতকে 'মদীনী' মনে করার কারণ হ'ল হাদীসের একটি বর্ণনা। আতা 
ইবনে আব্বাস (রাঃ) হতে এ হাদীসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, হযরত হাসান ও হোসাইন একবার রোগাক্রান্ত 
হয়ে পড়েন। স্বয়ং রসূলে করীম (সঃ) এবং বহু সংখ্যক সাহাবী তাদেরকে দেখবার জন্যে উপস্থিত হলেন। কোন 
কোন সাহাবী হযরত 'আলী (রাঃ)-কে পরামর্শ দিলেন, আপনি বাচ্চা দু'টির নিরাময়তার-জন্যে আল্লাহর নামে 
কিছু মানত করুন। এ পরামর্শনুযায়ী হযরত 'আলী, হযরত ফাতিমা এবং তাদের সেবিকা 'ফিযযা" (রা) মানত 
করলেন এই বলে যে, আল্লাহ্‌ বাচ্চা দুটির রোগ সারিয়ে দিলে এ তিনজন তার শোকর স্বরূপ তিনটি রোযা 
রাখবেন। আল্লাহ তা’ আলা অনুগ্রহ করলেন, দুটি বাচ্চাই সুস্থ ও নিরাময় হয়ে গেলেন। ফলে এ মানতকারী 
তিনজন-ই এক সংগে মানতের রোযা রাখতে শুরু করলেন। হযরত আলীর ঘরে আহার্য কিছুই ছিল না। তারা 
কিছু পরিমাণ গম ধার স্বরূপ গ্রহণ করলেন (একটি বর্ণনা মতে শ্রম করে মজুরীস্বরূপ উপার্জন করলেন)। প্রথম 
রোযাটির ইফতার করে তারা যখন খেতে বসলেন, তখন একজন মিসকিন এসে খাবার চ্ইল। তীরা সমস্ত আহার্য 
খিতারীকে দিয়ে দিলেন, আর নিজেরা পানি পান করে শুয়ে রইলেন। দ্বিতীয় রোযার ইফতার করার পর খাবার 
খেতে বসলে একটি এতীম এসে খাবার চাইল। সেদিনও সমস্ত খাবার তীরা তাকে দিয়ে দিলেন এবং পানি পান 
করে শুয়ে থাকলেন। তৃতীয় দিন রোযা খুলে খেতে বসেছেন এমন সময় একজন 'কয়েদী” খাবার চাইল। তাঁরা . 
সমস্ত খাবার তাকে দিয়ে দিলেন। চতুর্থ দিনে হযরত আলী (রাঃ) বাচ্চা দু'জনকে সংগে নিয়ে রসূলে করীমের (সঃ) 
খেদমতে হাজির হলেন তিনি দেখতে পেলেন, পিতা-পুত্র তিনজনই ক্ষুধার তীব্র দুঃসহ যাতনায় জর্জরিত! তিনি 
তাদেরকে সংগে নিয়ে হযরত ফাতিমার ঘরে উপস্থিত হলেন। দেখলেন, তাঁর প্রিয়তমা কন্যা ঘরের এক কোণে 
পড়ে ক্ষুধায় ছটফট করছেন। এ অবস্থা দেখে রসূলে করীম (সঃ) কান্রাভারাক্রান্ত হয়ে পড়লেন। এ সময় হযরত 
জিবারাঈল (আঃ) উপস্থিত হয়ে বললেনঃ হণ করুন, আল্লাহ আলা আপনার ঘরের লোকদের প্রতি মোবারকবাদ 
জানিয়েছেন। নবী করীম (সঃ) জিজ্ঞাসা বললেনঃ সেটা কি? এর জবাবে হযরত জিবারঈল এই গোটা সুরা পাঠ 


এসপি পাত টিলা 


Aa a PN Ta TATA PDT TAD সাল PDT a nT AT 


: 
: 
: 


অব বেশ 


০৩১৩০৩৫১৫৩৩ TAA ANTONI Tarde ee NAAT NTA Tatar A TAT NOT TOT PDD TIA 


৭৬ সূরা দাহর ১৬৬ পারা ২৯ 


করে তাঁকে শুনিয়ে দিলেন। (ইবনে সিহবাযনের বর্ণনায় বলা হয়েছে, ১৯৮৮3 -১৮১%। ৩১ হতে শেষ আয়াত পর্যন্ত 
পড়ে শুনালেন। কিন্তু ইবনে মারদুইয়া কর্তৃক ইবনে 'আব্বাস হতে বর্ণিত হাদীসে বলা হয়েছে যে[1.)1০১১৯১5 
আয়াতটি হযরত "আলী ও হযরত ফাতিম! (রাঃ) সম্পর্কে অবতীর্ণ হয়েছে । এ ঘটনার তাতে উল্লেখ নেই৷ 'আলী 
ইবনে আহমাদ আল্-ওআহেদী তার 4৮:১১) 24 গ্রন্থে এ সমস্ত ঘটনা বিবৃত করেছেন। জামাখ্শারী, 
রাষী ও নীশাপুরী প্রমুখ সম্ভবতঃ এ হতেই এই বর্ণনাটি গ্রহণ করেছেন।' ) 
ওপরে উদ্ধৃত এ বর্ণনাটি সনদের বিচারে অত্যন্ত দুর্বল, গ্রহণ অযোগ্য। বৈজ্ঞানিক ও বিবেক-বুদ্ধি বিচারে প্রশ্ন 
উঠে, একজন মিসকীন, একটি এতীম ও একজন কয়েদী খাবার চাইলে ঘরের পাচ ব্যক্তির জনা তৈরী আহার্য 
সম্পূর্ণ রূপে তাকে দিয়ে দেয়ার কোন যৌক্তিকতা আছে কি? একজন লোকের খাবার প্রার্থীকে দিয়ে অবশিষ্ট 
চারজনের খাবার পাঁচজনে মিলে খেয়ে অতি সহজেই পরিত্ত্তি অর্জন করতে পারতেন, ক্ষুধার্ত ও অভুক্ত থাকার 
কোন কারণই থাকতে পারে না। এতদ্বাতীত সদ্য রোগমুক্ত অতিশয় দূর্বল নিঃশক্তি দুজন বালককে ক্রমাগত তিন 
দিন পর্যন্ত অভুক্ত ও ক্ষুধা কাতর করে রাখাকে হযরত 'আলী (রাঃ) ও হযরত ফাতিমা (রাঃ)-র ন্যায় দ্বীন 
ইসলাম সম্পর্কে পুরোপুরি জ্ঞান-সম্পন্ন ব্যক্তিদ্বয় সওয়াবের কাজ মনে করতে পারেন, তা বোধগম্য হতে পারে 
না। উপরন্ত ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় কয়েদীকে ভিক্ষা চাইবার জন্যে ছেড়ে দেয়ার নিয়ম কখনই ছিল না। 
কয়েদী সরকারী ব্যবস্থাধীন থাকলে সরকারই তার খাওয়া পরার জন্য দায়ী হ'ত কোন ব্যক্তির উপর তার দায়িত্ব 
ন্যস্ত করা হলে, সেই ব্যক্তিই তার খাওয়া-পরার ব্যবস্থা করার জন্য দায়ী থাকতো৷। এ কারণে মদীনা শরীফের 
ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় কোন কয়েদীর ভিক্ষা করার জন্যে দ্বারে ঘারে উপস্থিত হওয়া আদৌ সম্ভব ছিল 
না। মন্দ ও যৌক্তিক বিচারে ধরা পড়া এই সব দুর্বলতা বাদ দিয়ে এই গোটা কাহিনীকে সত্য ও সঠিক মেনে 
নিলেও তাতে বেশীর পক্ষে শুধু এতটুকুই জান! যায় যে, হযরত মুহা'খদের (সঃ) ঘরের লোকদের দ্বারা যখন 
এরূপ একটি তৃলনাহীন মানবতাবাদী ঘটনা সংঘটিত হ'ল তখন হযরত জিবরাঈল (আঃ) এসে রসূলে করীম 
(সঃ)-কে তাঁর ঘরের লোকদের এ মহতি কাজটি মহান আল্লাহ কর্তৃক গৃহীত হয়েছে বলে সুসংবাদ দিলেন। 
কেননা, তাঁরা যে মহান নেক কাজটি সুসম্পন্ন করেছেন সূরা 'দাহর' -এর আলোচ্য আয়াত ক’ টিতে তারই প্রশংসা 
করেছেন ও শুভ প্রতিফলের কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু এ আয়াত ক'টিও এ ঘটনার উপলক্ষে নাযিল হয়েছে 
বলে কিছুতেই মনে করা যেতে পারে না। "শানে নুযুল” পর্যায়ে বর্ণিত অনেক ঘটনার অবস্থাই এরূপ। কোন আয়াত 
সম্পর্কে যখন বলা হয়, এ ঘটনা উপলক্ষে নাযিল হয়েছে, তখন তার অর্থ এই হয় না যে, এ ঘটনাটি যখন 
.| সংঘটিত হয়েছিল ঠিক তখনই এ আয়াত নাযিল হয়েছিল। তার অর্থ হয়, এ আয়াত এ ধরনের ঘটনা সম্পর্কেই 
' নাযিল হয়েছে বা তা এ ঘটনার সঙ্গে পুরোপুরি খাপ খেয়ে যায়। ইমাম 'সৃযৃতি তাঁর আঙ্‌-ইত্কান গ্রন্থে হাফেয 
ইমাম ইবনে তাইমিয়ার একটি কথা লিখেছেন। তিনি বলেছেনঃ বর্ণনাকারী যখন বলে, এ আয়াত অমুক ব্যাপারে 
নাযিল হয়েছে, তখন কখনও তার অর্থ হয়, এ ঘটনাই তার নাযিল হওয়ার কারণ; আর কখনও তার তাৎপর্য হয়, 
এ ব্যাপারটি এ আয়াতের ঘোষণার অন্তর্ভূক্ত, যদিও তার নাযিল হওয়ার এটাই কারণ নয়। পরে তিনি ইমাম 
বদরুদ্দীন যারকাশী লিখিত 'আল বুরহান ফী উলুমিল কুরআন" 'ধন্থ' হতে তাঁর এ কথাটি উদ্ধৃত করেছেনঃ 
‘সাহাবী ও তাবেঈন-এর প্রচলিত ও সর্বজন পরিচিত অভ্যাস ছিল, তাঁদের মধ্যে হতে কেহ যখন বলতেন, এ 
আয়াতটি অমুক ব্যাপারে নাযিল হয়েছিল, তখন তার অর্থ হয়, এ আয়াতের ঘোষণা এ ব্যাপারের ওপর খাটে । এ 


ঘটনার কারণেই এ আয়াত নাযিল হয়েছে, এমন অর্থ বুঝায় না; আসলে এর তাৎপর্য হয়, এ আয়াতটির ঘোষণা 
দ্বারা এ বিষয়ের দলীল পেশ করা যায়। কিন্তু প্রকৃত ঘটনা এরূপ, তা নয়। 


খন্ড ১; পৃষ্ঠা ১৩) 


AN ECE oD TODD TOO DDD ODT DTS TASS 


৭৬ সূরা দাহর ১৬৭ 


লি, CLA 


20.9733 Lo 
৮০৬০ ৮১৩১ ১১৯৮ (৭) A 
মাদানী আদ-দাহার সুরা (৭৬) একত্রিশ তার আয়াত 


তি 


অতীবমেহ্রবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু) | 


সে ১১৩ Gs Go ES ৫ ও ৩৩ 


সেছিল না সীমাহীনক।লের থেকে একসময় মানুষের উপর এসেছে কি 
৯4৫ ৮৫ 5 পাত ত ৮৫৫ ও তি ৮৫ 
Abs ৬০ ৩ ০৯ এ 1 01)৯৬৬৪ ৬৪৪ 
শুক্রের ফোটা থেকে মানুষকে আমরা সৃষ্টি করেছি আমরানিশয় উল্লেখযোগ্য কিছুই 


Dr 


গু 


- 


ৰু Z2 ৮ রে ALA ALL > & রি 
0 Oa ৬০. 2০৩৯৯ rel 


নিশ্চয় দৃষ্টিশক্তিসম্পনন শ্রবণ শক্তি সম্পন্ন মর বানিয়েছি অতঃপর তাকে পরীক্ষা আমরা নিশিত 

NR 2 544৫ A PAE A চ | 2 পার্ট 
রি ৫ র্৫ে Z A ৫ রে | ৬ 

ৃ 91126 (৫1 ১ 19১১ ৩) ০৮৯] LEY 

p অকৃতজ্ঞ হবে নাহয় আর শুকুরকারী হয় পথ তাকে আমরা দেখিয়েছি 

হবে 

ys সূরা আদ--দাহর 

{ দয়াবান মেছেরবান আল্লাহ'র নামে 

১| ১. মানুষের উপর কি সীমাহীনকালের একটা সময় এমন-ও অতিবাহিত হইয়াছে, যখন তাহারা উল্লেখযোগ্য 

| কোন জিনিসই ছিল না১? 

৮ 

{ 


২. আমরা মানুষকে এক সংমিশ্রিত শুক্র হইতে সৃষ্টি করিয়াছি, যেন আমরা তাহাদের পরীক্ষা লইতে পারি। আরও 
এই উদ্দেশ্যে যে, আমরা তাহাদিগকে শ্রবণশক্তি ও দৃষ্টি শক্তি সম্পন্ন বানাইয়াছি২। 


৩. আমরা তাহাদিগকে পথ দেখাইয়াছি- ইচ্ছা হইলে শোকরকারী হইবে; কিংবা হইবে কুফরকারী৩। 


সমস 


তু 


CCA 


সি 


১। উদ্দেশ্য প্রশ্ন করা নয়। বরং উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে এ কথার স্বীকৃতি আদায় করা যেঃ হ তার উপর দিয়ে এরূপ এক সময় অতিক্রান্ত হয়ে 
গিয়েছে এবং এছাড়া তাকে এ চিন্তা করতে ঝধ) করা যে- যদি এর পূর্বে তাকে নাতি থেকে অস্তিত্বে আনা হয়ে থাকে, তবে তার পক্ষে দ্বিতীয় বার 
পয়দা হওয়া অসন্ধব হবে কেন? 

২। অর্থাৎ তাকে জ্ঞান-বুদ্ধি-সম্পন্‌ ও বিবেকবান করে সৃষ্টি করেছি। 


৩। অর্থাৎ অবাধাত।-অকৃতজ্্রতা এবং কৃতজ্ঞতার পথ অবলম্বন করার স্বাধীন ক্ষমতা দিয়ে তাকে জানিয়ে দেয়া হয়েছে অবাধ্যতা - শকৃতজ্ঞতার পথ 
কোনটি ও কৃতজ্ঞতার পথ কোনটি। 


১০০২০০৯ 
(৩৩৫৩৩ ৫ তত ্5১৭১৭৭৮০৯০৪৭০:০০১১১৯৮ 
০ 


৩০৩৩ 


৬ 


Y 
yy 
Ng 


৭৬ সূরা দাহর ১৬৮ পারা ২৯ 


TNA 


AEA 23/37 


4D 22 2 ও রেপ 
ডা 5 এ 020 ৩৮ ৩ 


ও. গলারবেড়ীসমূহ ও শিকলসমূহ EES SO শ্রামরাপন্দূত করে মেরা নিশ্চয় 


3856461526 জি ৩6 ৮৮৫৩১ O33 ০৫৭ 


পানকরবে একটিঝর্ণা কর্পুরের তার সংমিশ্রণ হবে পেয়ালা ণেকে পান করবে নেকবান্দার। 


2 2৫5 ৮৫ 28 ৬ কে ৫ 
রা ১৩৪৬ ২০১১% 9126 5৯৮ MIC ও 


এবং -মানতকে ভারা পুর্ণ করে রি একে হি আল্লাহর বান্দারা তাথেকে 
(যথাইচ্ছা) 


(354৫৮ SOMES OF ৩৫ GG 


খাবার তারা খাওয়ায় এবং EE তার বিপত্তি. হবে একদিনের তারা ভয় করে 


CA ৮2 


৬৬ 


না. আল্লাহর 


৪. কুফরকারীদের জন্য আমরা শিকল, কন্ঠক$| ও দাউ দাউ করিয়া জ্বলা আগুন প্রস্তুত করিয়া রাখিয়াছি। 
৫. নেক্কার লোকেরা (জান্নাতে। শরাবের এমন সব পাত্র পান করিবে যাহার সহিত কর্পুর সংমিশ্রণ হইবে। 


৬. ইহা একটি প্রবহমান ঝর্ণা হইবে, যাহার পানির সংগে আল্লাহর বান্দাহরা শরাব পান করিবে এবং যেখানে 
ইচ্ছা অতি সহজেই উহার শাখা প্রশাখা বাহির করিয়া লইবে। 
: ৭. ইহারা সেই লোক হইবে যাহারা (দুনিয়ায়) মানত পূরণ করে, এবং সেই দিনটিকে ভয় করে যাহার বিপদ 
৮, এবং আল্লাহর ভালবাসায় মিসকীন, ইয়াতীম-ও কয়েদীকে খাবার খাওয়ায়। 


৯. (আর তাহাদিগকে বলে,) আমরা তোমাদিগকে কেবল আল্লাহর জন্যই খাওয়াইতেছি! আমরা তোমাদের নিকট 
হইতে না কোন প্রতিদান চাহি, না কৃতজ্ঞতা । 


৪। 'মানত' অর্থ খোদার সংুষ্টি লাভের উদ্দেশ্য ফরয়ের অতিরিঞ কেন সতকার্ষ সংপন্ন কবার জন্যে খোদান কাছে শ্রতিশ্রতি দান করা। 


৭৬ সূরা দাহর ১৬৯ পারা২৯ 


7৮৫৩৩২০০২০৩ 


ODD TD TDD ODA 


i 
221% 2224 2 24 ৮ ৯ ৫ 5 পট ৫ |? 
টি গু ৬ a 
ক্লেশকর ভয়ংকর (যা) সেই দিনের আমাদের রবের থেকে ভয়করি আমরা নিশ্চয় | 
' 
কর পে পু ৯৮৬৫ রে ডি ০25৬ হি 
Sinn সিএ) £ ঠা ৬১১ ১৪ এটা Efe 
উৎফুল্লুতা তাদের দান করবেন এবং দিনের সেই অনিষ্ঠতা (থেকে) আল্লাহ তাদের বাচাবেন অতএব 


£%544 ৫৮১5 ৮ 291৩ dE NL222 4 
(5) ss 2 ৩ ৮৪১৯ ১৬০১৮ এ 


4 

K 

রি 

) 

} 

2 

n 

) 

রেমশীপোশাক ও জান্নাত তার|.সবরকরেছে যাবিনিময়ে তাদেরপ্রতিদান এবং আনন্দ ও ৃ 

৭ পু (৫2৭ পর 2 পর FA weg ১ PA 3 PE) 7৮5 11 
৬ be) Fe ২১ ) oS) $ b=) 
EE 3 ৩১৪ ১০০৬ 2১১) ৬৩ ৪ ০৫৮৪ 
রোদ্রতাপ তারমধো তারা দেখব না। উচ্ডাসনসমূহের উপর তার মধ্যে * হেলানদিয়ে বসবে 

ANY রর PEA 2 ঠপা্ত 12 

SNE ৬ / AAD AT RAEI AC 

৯, by ৬ টি || 2 

A 2 pl ৩ > 20 4° 5 

৪০ নং তার ছায়া তাদের উপর নিকটে থাকবে এবং শীতের প্রকোপ না il 

পপ 524 তি 2 |i 

০৮)৩৩ 9251 

নি %. 

(পুর্ণ) ) আয়ত্তাধীন তার ফলসমূহ 

খ 


১০. আমরা তো খোদার প্রতি সেই দিনের আযাবের ভয়ে ভীতসন্ত্রস্ত, যে দিনটি কঠিন বিগদের অতিশয় দীর্ঘ দিন 
হইবে। 


১১. অতএব আল্লাহ্‌ তা’ য়ালা তাহাদিগকে সেই দিনের অমঙ্গল হইতে রক্ষা করিবেন এবং তাহাদিগকে সতেজতা . 
ও আনন্দ-সুখ দান করিবেন! 


১২. আর তাহাদের ধৈর্য-সহিষ্জ্রতার৫ বিনিময়ে তাহাদিগকে জান্নাত ও রেশমী পোষাক দান করিবেন! 
১৩. তথায় তাহারা উচ্চ আসন-সমূহে ঠেশ দিয়া বসিবে। তাহাদিগকে না সূর্যতাপ ভ্বালাতন করিবে, না শীতের 


মন 


প্রকোপ। 


১৪. জান্নাতের ছায়া তাহাদের উপর অবনত হইয়া থাকিবে এবং উহার ফলসমূহ সর্বদা তাহাদের আয়ত্তাধীন 
থাকিবে (তাহারা ইচ্ছামত উহা পাড়িতে পারিবে।। 


Ses hs Bc i SEES LS SES DD 48 ১88৯-8৯-৯8 
৫ ঈমান আনার পর জবনের শেধ নিংলবাস পর্যস্ত খোদার আদেশ-নিঘেধ পালন কয়ার এবং তাঁর অবাধাত। দ্বেকে বিরত থাকার অর্থে এখানে 'সবর’ 
"_ (র্ণ-সহিশ্লুত।) শব্দটি বাবহত হয়েছে। 


> 
২৫৩৩৩০৩০৩২০৭০০১৮১০৩২০৩২৩৭০০১৮০৮১০৯০০০১০০০-১৯৮৯০১১ 
হৰ - 5/২২ 


৭৬ সুরা দাহর ১৭০ পার1২৯ 
০৮০ বেড ২০০১০ ১৭ 


টি ১৫ বব, 
8 ৫ 

2 
পেয়ালাগুলো ও রোপ্যের 


£2 20 (42292 ০ 5 ঠাপা Yes sand 
2১ ৩৯১৩৩ 2০৪ 85 221৯ ৬121 oS 


টিসি 


GG) 


পরিম!ণ নাত 
তা তারা রোপ্যের (নাত) ক কাচের (মত) হবে 


পমাণে মত ভরবে | iW 

774 714 রা ৬ আনেনি ৮৯৫ ১৪ 

৫9 ১৬১৭০ ১৫৯2 © ৪2১ ৩৯৯১ 2 

আদার যায় সংমিশ্রন হবে সূর। গর মধ্য পান করানোহবে এবং 
তাদেৱ 


/ হব 2৮১৮ বি ৬৬৮১৫ 
১6 ss) STO উড (৯৬ ৪১ ১০ 
(যার) নাম দেয়া তার মধ্যে (এমন এক) 


হয়েছে 


পাও 2 
EU oa 
চির 


ঝর্ণা 
972 
৩৬৩) 
কিশোররা 


Can Va Van Va ১১১৯ PP APD ATP AT”) 


ও 


উদ 


৮৪০৭ 


সক, 


এ 


2° 2 LS CA 


An 4522 
১) ১1 LIOR SY 


দেখবে সেখানে তুমি'দখবে যখন এবং। বিক্ষিপ্ত 


ভি 


১৫. তাহাদের সম্মুখে রৌপ্য-নির্মিত পাত্র ও কাঁচের পেয়ালা আবর্তিত করানে৷ হইবে। সেই কাঁচ রৌ 

জাতীয় হইবে" ০০ 

১৬. এবং সেগুলিকে জান্নাতের ব্যবস্থাপকরা) পরিমাণ মত ভর্তি করিয়া রাখিবে। 

১৭. তাহাদিগকে তথায় এমন সূরা. পান করানো হইবে যাহাতে শুঁটের সংমিশ্রণ থাকিবে৮। 

১৮, ইহা হইবে জান্নাতের একটি নির্ঝর, উহাকে 'সাল্সাবীল' বলা হয়। 

১৯. তাহাদের সেবাকার্ষে এমন সব বালক ব্যস্ত-সমস্ত হইয়া দৌড়া-দৌড়ি করিতে থাকিবে যাহারা চিরকালই 
বাদক থাকিবে । তোমরা তাহাদিগকে দেখিলে মনে করিবে, ইহারা যেন মুক্তা-ছড়াইয়া দেওয়া। 
২০. তথায় যেদিকেই ভূমি দৃষ্টি নিক্ষেপ করিবে, শুধু নি’ আমত আর নি’ আমতই- এবং একটি বিরাট সাম্রাজ্যের 
সাজ-সরজাম তুমি দেখিতে পাইবে। 
lll Sle ২১০৯৭৭৯৯৯৯৯ 
৬। সূরা বুখরুফের ৭১নৎ আয়াতে বল! হয়েছে তাদের সামনে শ্বর্ণপাত্র আবর্তিত করানো হতে থাফবে। এ থেকে জানা পেল কখনও সেখানে স্র্ণপাত্র 

ব্যবহৃত হবে এবং, কখনও রৌপ্য পায়। 
C ৭) অর্থাৎ রৌপ্য নির্মিত হবে, কিন্তু কাচের মত স্বচ্ছ ঝকঝকে। 


ৃ 
? 
রর 
rl 
pt 
¢ 
) রি 
4 
॥ 
0. 
পু 
1 
১ 
ু 
রব 
y 
: 
Ie 
19 
রঃ 
1 
বু 


শি 


৫৩৩ 57555555১১৮ 


2 2৬৬ 
& 
শি 
তাঁর তসবীহকর 


ery) পর ঠঠেপর পা পে ত্র পাতি 2 WAIT 


24 2 
% 2919903342 5 নতি ০৮৮৭ ৮১১৩ 


তারী দিনকে তাদের পিছনে তারা উপেক্ষা এবং . দ্রুত অর্জিত ভালবাসে এসবলোক 
করে (বৈষয়িক স্বাৰ্থ) 


গত 2 £ ৮ ৫১৫ red ৫ ৮১৯৫৫ £ 2৫৫ 
৩১৩৩ ডি 19 2০৯০০ 5৩৬ 5৮৪৬৩ ও 


আমর! বদলে আমরা।চাইবো যখন এবং তাদের জোড়ন আমরা সূদৃ় এবং তাদের আমরা সৃষ্টি আমরা 
করেছি 


দেবো করেছি 
EE DML AME ANA ৭ $৫ রদ 2 2৫ 25৫1৫ 2৫ 
HE ৩% ০৯৮৩০ ৮৩৯ ১৪ 2১৪ LICH 
চায় ' যে অতএব নসীহত 


এটা নিশ্চয়। পরিবর্তন তাদেন আকৃতি সমূহ 


২৬. রাত্রেও তাহার সমীপে সিজদায় অবনত হও, আর রাত্রির দীর্ঘ সময়ে তীহার তস্বীহ করিতে থাক১২। 


২৭. এই লোকেরা তো দুচ্ত অর্জিতব্য জিনিস, (বৈষয়িক স্বার্থ) ভালবাসে । আর পরে যে ভয়াবহ দিন আসিতেছে 
উহাকে উপেক্ষা করিয়া চলিয়াছে। 


২৮. আমরাই তাহাদিগকে সৃষ্টি করিফ'ছি এবং তাহাদের জ্ঞোড়াসমূহ মজবুত করিয়া দিয়াছি। আমরা যখনই 
চাহিব, তাহাদের আকৃতি পরিবর্তন করিয়া ফেলিব। 


২৯. ইহা একটি নসীহত বিশেষ৷ এক্ষণে যাহার ইচ্ছা নিজের খোদার নিকট যাওয়ার পন্থা অবলম্বন করিতে পারে। 


১২। যখন সময় নির্ধারণসহ আডাহ্‌ 'যিক্রের' কথ। বলা হয়, তখন তার অর্থ- নামায। আলোচ্য আয়াতে সবপ্রধম বলা হয়েছে?- 
'শতোষরা খোদার নাম সকাল সন্ধ্যায় ক্ষরণ কর** । আরবী তাষায় 'বোক্রা’. উষাকালকে বলা হয়। আর 'আসিলা' শব্দটি মধ্যাহ্ন সৃর্ঘের পশ্চিম দিকে 
ঢলে পড়। থেকে সূর্যাস্ত কাল পর্ঘত্ত সময় বুঝায় । যোহর ও আসরের সময় এর অন্তর্ভুক্ত রয়েছে। এরপর বলা হয়েছেঃ 'রাতও তাঁহার সমীপে সিজনায় 
অবনহ হও”: । রাত্রিকাল সৃর্ধান্তের পর শুরু হয়। সুতরাং রাত্রিকালে 'সিজদা করার নির্দেশের মধ্যে মাগরিব ও এশ! এই দুই ওয়াক্তের নামায অন্তর্ভুক্ত 

হবে। এরপর বলা হয়েছে, 'রাত্রির দীর্ঘ সময়ে তাঁহার তসবীহ্‌ করিতে থাক'' -এর দ্বারা তাহাজ্জুদ নামাযের দিকে সৃস্পষ্ট ইতগিত করা হয়েছে। 


EAA SACS SE 


পারা ২৯ 


ছে 


hh 


৯৯০৯১ 


SSP DDD = 


৫০৯১ 


বি 


৫ 


CSS DD TT 


‘৩১. স্বীয় রহমতের মধ্যে যাহাকে চাহেন ধহণ করেন। আর যালেমদের জন্য তিনি বড় পীড়াদায়ক আযাব নির্ধারণ 


DDD >: 


ৃ 


ঙ 
| 
{ 


শর্ত ররর 


LV 


K 


৩৫০১৯৯২৯৯১৯ 


এ 


মি 


কও 


ভি metre 


NANNIES > 


সূরার প্রথম শব্দ ১১/1 কেই এ সূরার নামরূপে নির্দিষ্ট করা হয়েছে। 
নাযিল হওয়ার সময়-কাল 


এ সূরার গোটা বিষয়বস্তু হতেই এ কথা প্রকাশ পায় যে, এ সূরাটি মক্কাশরীফের প্রাথমিক পর্যায়েই নাযিল 
হয়েছে। এর পূর্ববর্তী দু'টি সূরা, সুরা আল কিয়ামাহ্‌ ও সূরা দাহর এবং এর পরবর্তী দু'টি সূরা-নাবা ও সূরা 
নাধিয়াত এক সঙ্গে মিলিয়ে পাঠ করা হলে স্পষ্ট মনে হয়, এ সব ক'টি সূরা-ই একই সময়-কালে অবতীর্ণ এবং 
এ সূরা ক'টির মাধ্যমে মূলতঃ একই বিষয়কন্থুকে বিভিন্ন ভঙ্গীতে লোকদের মনে দৃঢ়মূল ক'রে দিতে চাওয়া 
হয়েছে। 


বিষয়বস্তু ও মূল বক্তব্য 
এর বিষয়বস্তু কিয়ামত ও পরকাল-প্রমাণ এবং এসব মহা সত্য অস্বীকার করা ও মেনে নেয়ার যে ফলশ্রচতি 
অনিবার্য হয়ে দেখা দেবে, সে বিষয়ে সকলকে অবহিত করা । 
প্রথম সাতটি আয়াতে বায়ু-ব্যবস্থাকে সাক্ষীরূপে উপস্থিত ক'রে এ মহা! সত্য উধঘাটিত করতে চাওয়া হয়েছে 
যে, কুরআন ও যুহাম্মদ (সঃ) যে কিয়ামতের দিনের আগমনের আগাম সংবাদ দিচ্ছেন তা অবশ্যই আসবে, 
অনিবার্য রূপেই সংঘটিত হবে। তা অমোঘ, তা থেকে নিষ্কৃতি নেই’ । এ যুক্তিটির বিশ্লেষণ এই যে, বে মহা 
শক্তিমান সভা পৃথিবীর ওপর এ বিশ্বয়কর ব্যবস্থা সংস্থাপিত করেছেন, কিয়ামত সৃষ্টি করতে সেই মহাশক্তি 


নি 


A 


কিছুমাত্র অক্ষম - অসম€ হতে পারেন না। এতে একটা সুস্পষ্ট কর্মকৃশলতা ও যৌক্তিকতা পরিদৃশ্যমান। পরকাল . 


যে অবশ্যই হবে, হওয়া একান্তই অনিবার্য, এ তারই অকাট্য সাক্ষ্য প্রদান করছে। কেননা সুবিজ্ঞানী ও কুশলী 
সত্তার কোন কাজই অর্থহীন ও উদ্দেশ্যহীন হ'তে পারে না। পরকাল সংঘটিত না হলে এই গোটা বিশ্বলোক- 
কারখানাটি নিতান্তই অর্থহীন ও তাৎপর্যহীন হয়ে যায়। 


মক্কাবাসীর! বার বার বলতো, তৃমি যে কিয়ামতের কথা বলে আমাকে ভয় দেখাচ্ছো তাকে এনে আমাদের 
দেখাও! তা দেখালেই আমরা তার বাস্তবতা মেনে নেব। ৮-১৫ নম্বর পর্যস্তকার আয়াতসমূহে তাদের এ আবদারের 
কথা উল্লেখ না ক'রে এর জবাব দেয়া হয়েছে। বলা হয়েছে, তা কোন খেলা-তামাসার ব্যাপারতো নয়। কোন 
অর্বাচীন তা দেখবার আবদার করলেই তৎক্ষণাৎ ত! ঘটিয়ে দেখানো যেতে পারে না। মূলতঃ তা সমপ্র মানবজাতি 
ও প্রত্যেকটি ব্যক্তি-মানুষেন সব মামলা-মোকদমার চূড়ান্ত বিচারের দিন। তার জন্যে আল্লাহতা” আলা একটা 
বিশেষ দিন বহু পূর্বেই নির্দিষ্ট করে রেখেছেন। তা সেই পূর্বনির্দষ্ট সময়ই সংঘটিত হবে। আর যখন সংঘটিত হবে, 
তখন তা এমন ভয়াবহ ও বিভীষিকাময় হ'য়ে আসবে যে, আজ যারা তামাসাচ্ছলে তার জন্যে আবদার করছে, 
তখন তারা দিশেহারা হ'য়ে যাবে। তারা যে রসূলগণের আজকের দিনে দেয়া আগাম সংবাদকে ভাচ্ছিল্যের সঙ্গে 
মিথ্যা মনে ক'রে উড়িয়ে দিচ্ছে কিয়ামতের দিন সেই: রসূলগণের সাক্ষ্যের ভিত্তিতেই তাদের মামলার ফয়সালা 
করা হবে। তারা নিজেরাই নিজেদের হাতে নিজেদের ধ্বংসের আয়োজন কেমন ক'রে সুসম্পন্ন ক'রে নিয়েছে তা 
সেদিন সুস্পষ্টর্ূপে জান! যাবে। 


১৬-২৮ নম্বর পর্যন্তকার আয়াতসমূহে ক্রমাগতভাবে কিয়ামত ও পরকাল সংঘটিত হওয়ার ও তার 
অনিবার্ধতার দলীল প্রমাণ উল্লেখিত হয়েছে। এতে বলা হয়েছে, মানুষের নিজের ইতিহাস, তাদের নিজেদের জন্ম, 
' এবং যে জমির ওপর তারা জীবন-যাপন করছে তাল নির্মাণ প্রক্রিয়া অকাট্যতাবে সাক্ষ্য দিচ্ছে যে, কিয়ামত হওয়া 
. এবং পরকালীন জীবন সংঘটিত হওয়া যেমন সম্ভব, তেমনি আল্লাহ্‌র সৃষ্টি কূশলতার অনিবার্য দাবীও তা। 


৫০৩৫৩২৩০১০৩২৩০৩১০০০০০২০০০০ ৯০১১১০৯১৯১১ 


৩৩5 CUS DDD 


থা 
০৮. ৯৬ 


এ 


নি 


মানবীয় ইতিহাস হ'তে জানা যায় যে, যে জাতিই পরকাল অস্বীকার ও অমান্য করেছে, তারা শেষ পর্যন্ত 
চরমভাবে বিপর্যস্ত হয়েছে, ধ্বংসের মুখে পৌছেছে। এর অর্থ এই দাঁড়ায় যে, পরকাল এক মহাসত্য। কারও 
জীবন-ধারা ও আচার-আচরণ তার সঙ্গে সাংঘর্ষিক হ'লে, তার অনিবার্য পরিণতি হবে সেই অন্ধের ন্যায় যে 
সম্মুখদিক হ'তে দ্র্ত বেগে আগমণকারী রেলগাড়ীর দিকে চলে যাচ্ছে। এর আরও একটা তাৎপর্য অত্যন্ত 
গুরুত্ৃপূর্ণ। এ বিশ্বলোক-রাজ্যে কেবলমাত্র প্রাকৃতিক আইনেরই (Physical! Laws) রাজত্ব নয়। সে সঙ্গে 
একটা নৈতিক বিধান (৮0151 Law) পুরোপুরিভাবে কার্যকর হয়ে আছে। আর এ আইনের কারণে এ দুনিয়ায়ও 
কার্ষফল প্রদানের রীতি সদা কার্যরত হ'য়ে চালু রয়েছে। কিন্তু বর্তমানে দুনিয়ার জীবনে এ কার্যফল প্রদান-রীতিটি 
-পূর্ণাংগতাবে সংঘটিত হয় না। এ কারণে বিশ্বলোকে বিরাজিত নৈতিক বিধানের অনিবার্য দাবী হ'ল, এমন একটা 
সময় অবশ্যই আসতে হবে যখন তা পুরোপুরিভাবে কার্যকর হবে। যেসব ভাল ও মন্দ কাজের প্রতিফল এ দুনিয়ায় 
পূর্ণমাত্রায় দেয়া হয়নি-দেয়া যেতে পারে না, তা সে সময় পূর্ণমাত্রায় দেয়া হবে। যারা এখানে অপরাধের শাস্তি 
পাওয়া হ'তে কোন না কোনভাবে রক্ষা পেয়ে গেছে, তারা সকলেই সেখানে পুরো মাত্রার শাস্তি পেয়ে যাবে। আর 
এ জন্যেই এখানে মৃত্যু সংঘটিত হবার পর আর একটা জীবন হওয়া একান্তই অপরিহার্য । এ দুনিয়ায় মানুষের জন্‌ 
যেতাবে সংঘটিত হয়, তা গভীর সৃ্ম দৃষ্টিতে চিন্তা-বিবেচনা করলে এ কথা অস্বীকার করা কারও পক্ষেই 
সম্ভবপর হয় না যে, যে খোদা একটা নগণ্যসামান্য ফৌটা শুক্র হ'তে শুরু করে একটা পূর্ণাবয়ব মানবদেহ সৃষ্টি 
করেছেন সে খোদার পক্ষে সে মানবদেহটিকে পুনরায় বানিয়ে দেয়৷ কিছুমাত্র অসম্ভব নয়; বরং পুরোপুরি সম্ভব। 
মানুষ যে যমীনে সারাটি জীবন অতিবাহিত করে, মৃত্যুর পর সে মানব দেহের অংশসমূহ এই যমীন ছেড়ে অন্য 
কোথাও পালিয়ে যেতে পারে না। তার এক একটা বিন্দু এ পৃথিবীতেই বর্তমান থাকে। এ যমীনের সম্পদ ও' 
উপকরণ হ'তেই তা গড়ে উঠে, লালিত-পালিত ও স্কীতি-সমৃদ্ধ হয়ে ওঠে। পরে তা এ যমীনেরই ভান্ডারে 
সঞ্চিত হ'য়ে যায়। যে খোদা প্রথমে তাকে এ যমীনের ভান্ডার সমূহ হ'তে বের ক'রে এনেছিলেন, তা এখানে 
সঞ্চিত হবার পর তাকে পুনরায় বের ক'রে আনা সেই খোদার পক্ষে কোনই কঠিন কাজ নয়। খোদার অসাধারণ 
শক্তি-সামর্থ্যের পক্ষে এ যে কিছুমাত্র কঠিন নয়, তা খোদার কুদরত চিন্তা করলেই বুঝতে পারা যায়। যে খোদা 
পৃথিবীতে মানুষকে কর্মের যে ক্ষমতা ও ইচ্ছা প্রয়োগের যে স্বাধীনতা! দিয়েছেন তা মানুষ যথাযথভাবে ব্যবহার 
করেছে, না জুল ভাবেও ভুল পথে ব্যবহার করেছে, তার পুরোপুরি হিসাব গ্রহণ ও যাচাই-পরথ করা আল্লাহর 

ও যৌক্তিকতার দৃষ্টিতে একান্তই অপরিহার্য। এ হিসাব-নিকাশ না নিয়ে তাকে ছেড়ে দেয়া 
কোনক্রমেই যুক্তি সংগত বিবেচিত হতে পারে না। 


এর পর ২৮-৪০ নম্বর পর্যন্ত আয়াতসমূহে পরকাল অমান্যকারীদের এবং ৪১-৪৫ নম্বর পর্যন্ত আয়াতসমূহ 
পরকাল বিশ্বাস ক'রে তাকে বিপদ মুক্ত করার জন্যে দুনিয়ায় থাকা অবস্থায়ই কার্যকর পদক্ষেপ গ্রহণকারী 
লোকদের পরিণতি সম্পর্কে বলা হয়েছে। যেসব আকীদা-বিশ্বাস, চরিক্র-নৈতিকতা, কাজ-কর্ম ও আচার- 
আচরণ অত্যন্ত খারাব, তা দুনিয়ায় সুখ-শান্তি বিধানে যতই সহায়ক হো'ক, পরকালের দিক দিয়ে তা অত্যন্ত 
মারাত্মক,-তা যারা পরিহার ক'রে চলেছে, তাদেরও পরকালীন কল্যাণ ও মুক্তির কথা এ প্রসংগেই বলা হয়েছে। 

সুরার শেষভাগে পরকাল জমান্যকারী ও খোদার বন্দেগী বিমুখ লোকদেরকে সাবধান ও সতর্ক ক'রে দেয়া 
হয়েছে। তাদেরকে বলা হয়েছে, দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে যত ইচ্ছা স্বাদ আস্বাদন ক'রে নাও, আনন্দ-স্ফৃর্তি 
ক'রে নাও তোমাদের পরিণতি শেষ পর্যন্ত অত্যন্ত মারাত্মক হবে। আর কথা শেষ করা হয়েছে এই বলে যে, এ 
কুরআন হ' তেও যে লোক হেদায়াত পেল না, তাকে হেদায়াত দিতে পারে এমন কোন জিনিসই এ দুনিয়ায় নেই। 


৭৭ সূরা মুরসালাত ১৭৬ 
পারা ২৯ 
2০৯ Se SS SELLS TDS TT TOASTS 


ত B32 ৫ (০০) 


মী মুরসালাত ত.. সু | (৭৭) পঞ্চাশ তার আয়াত 


DTT TTD DTD DT TAY ১১০৫৪ 


ৃ EC oko SIDI RE 

? মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু) 

| ৬১১১) 5 5 ৬৬৪ 6 ৩৮০ রা 

এ ০০ এবং প্রলংকরী ঝটিকার অতঃপর কল্যাণ স্বব্ূপ প্রেরিত (বায়ুর) শপথ ৃ 
রা 
15 ৬৯৪৩৩ ৪ ৮৪১৪ ৬ 0) ০ 1 
উপদেশ 19 অতঃপর পৃথক কর! (মেঘকে) পৃথককারী(বায়ুর) অতঃপর বিস্তার করা ( 
রা ১ ৮ পর্ণ 2 5 ১ 2 ৬ 
|] 5৮ ৫১৩০৮ ৫) SHS HE | 
৬০ ৮ (যা! মূলতঃ জল ৰা কনা 


শপথ সেই (বাতাস সমূহের), যারা পর পর ও ক্রমাগতভাবে প্রেরিত হয়, 


. পরে (উহাকে) টুকরা টুক্রা করিয়া আলাদা করিয়া দেয়, 
পরে (লোকদের মনে খোদার) শ্বরণ জাগাইয় দেয় 
, ওযর হিসাবে, কিংবা ভয় প্রদর্শন রূপে১। 
, তোমাদের নিকট যে জিনিসের ওয়াদা করা হইতেছে, ভাহা অবশ্যই সংঘটিত হইবে২। 


১! অর্থাৎ কখনও বাতাস রুদ্ধ হয়ে ঘাওয়ায় ও দূর্ভিক্ষের আশংকা! দেখা দেয়ায় মানুষের অন্তর দ্রবীতৃত হয় ও ভার। অনুতাপ -অনুশোচনাসহ অন্যাহর 
দিকে প্রত্যাবর্তন করে ও তাদের পাপ ক্রটির জন্য ক্ষমা তিক্ষা করতে শুরু করে; আর কখনও এই বাতাস আল্লাহর করার বায়া বৃষ্টি আনন করার 
লোকে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আবার কখনও এই বাতাসের প্রবল বিকার প্রচ্ততা দেখে মানুষের অন্তরে শুয়ের সঞ্চার হয় এবং ধানের 
ভয়ে মানুষ খোদার দিঞে প্রত্যাবর্তন ্করে। 

অর্থাৎ বাতাসের এই ব্যবস্থাপনা সাক্ষ্য দেয়- _এক সময় কিয়ামত অবশ্যই সংঘটিত হৰে। বাতাস ঘদিও সৃষ্টির জীবন রক্ষার জন্যে গুরুত্বপূর্ণ উপকরণ, 
কিনু আল্লাহ যখন ইচ্ছা করেন এই বাতাসকেই ধ্বংসের কারণ স্বজূপ করতে পারেন, এবং তা ক'রে থাকেন। 


হস 


পরে প্রচন্ড ঝড়ের বেগে চলিতে থাকে 

ূ . এবং (মেঘমালাকে) উর্ধে লইয়া (মহাকাশে) ছড়াইয়া দেয়। 
L 

yf 

রখ 


৭৭ সূরা মুরসালাত ১৭৭ পারা ২১ 
1০-০১-০১০৯ 


রত বীর 22 পপ / 2 2 2 
12৮ 2 ০০ 2৮015) 5 Selb 2৮) 1G 


কপি 
Pah 
যখন এবং বিদীর্ণ করা হইবে আসমান যখন এবং স্রান করা হবে তারকাসমূহ যখন অতঃপর। 


১৯৮৮ 


kh ৬৬ ৮ ৮ AN 


১) 6 ও ০৮৮19) 5 Seki 0৩ 


কোন জন্যে নিৰ্দিষ্ট সময়ে গণকে খন ধুনেফেলাহবে পর্বতসমূহকে 
উপস্থিত করা হবে 4 টি 


4 82৮ পা 1৮4 A Et 242 2/ 32474 uw Ed 
{ 22 ০5 ৩ 25 Jala © ৩০ 2% 
? দিন কি তুমি জান কি এবং পৃথককারী দিনের জন্যে স্থগিত করা হয়েছে দিনের 
: (ফয়সালার) 


N ১ 5৫2 52৫৫ পাও wim ee পর ১০ 9১৫ ৯ 

A ক ৬ ৬ রে টি রী 
ও ০ Sie ও CHIL ১৮৯ ০১ ৩ ০০ 
আগের লোকদের ধ্বংস আমরা লাই কি মিথ্যারোপকারীদের জন্যে সেইদিন ধ্বংস পৃথক কারী 
bl 


1৮১5 


অপরাধীদের সাথে করি আমর! এর 


225 ৩৫ ৫8 
তত ৯১ ৫৯০০ ৮৮ 
পপ পরবর্তিলোকদের 


চি 
০ 


, পাহাড় ধুনিয়া ফেলা হইবে 

* এবং রসূলগণের উপস্থিতির, সময় আসিয়া পড়িবেও 

১২. (সেই দিনই সে জিনিস সংঘটিত হইবে)। কোন্‌ দিনের জন্য এই কাজটি তুলিয়া রাখা হইয়াছে? 
১৩, চূড়ান্ত বিচার ফয়সালার দিনের জন্য। 

* সেই ফয়সালার দিনটি কি, তাহা কি তোমার জানা আছেঃ 

১৫. সেই দিন চূড়ান্ত ধ্বংস ও বিপর্যয় হইবে অমানাকারী লোকদের জন্য। 

১৬. আমরা কি আগের কালের লোকদিগকে ধ্বংস করি নাই? 

. পরে উহাদের পিছনে আমরা পরবর্তী লোকদিগকে চালাইয়া দিব। 

১৮. অপরাধীদের সহিত আমরা এইরূপ আচরণই ধহণ করিয়া থাকি। 


হক এ 
চু uw 
92 চি 


CAA 
৯ 
৮9 


৯৯৯৯৬) 
সপ ৰ রি 
ত্র | ও 
রর $: 
3 ve 
৬্ঞ 
4 8 
২ 
El C১ 
KK 
ধু bi | ঞ 
হত 
818 চুং 
হু ০১ 


সাক্ষ্াদানের জন্য প্রত্যেক মানব গোষ্ঠীর প্রতি প্রেরিত রসুলকে সাক্ষী হিসাবে উপস্থাপিত করা হবে, এবং রসূল সাক্ষ্য দান করবেন যে-আল্লাহর VJ 
পর়পাম তিনি তাদের নিকট পৌছে দিম়েছেন। রা 


| ৩। মহান কুরআনের মধ্যে কয়েক স্থানে এ কপা বলা হয়েছে ঘে-হাশৱের ময়দানে মানব জাতির মকদ্দঘা ঘখন খোপার আদালতে পেশ হবে তখন [৪ 
! হর ৩৬৩৯75৮5855557555-55255৯১৮৯১2 


শিখ 
(৩৫৩৫৩ 


পর্ণ 


১৯৮৯৯৯৯১৯১৯ 


১৯৯১১ 


TKS 
১৬১ 
ক্ষমতার অধিকারী কত উত্তম অতএব আমরা ক্ষমতাবান অতএব 
ছিলাম 


২৯ 


৩০৭ ১০৩৫ we BIT 


নাই কি মিথ্যারোপকারীদেরজন্যে' 


৫ 56 ৬৫ 


আমরা'বানিয়েছি এবং 


19 
MCAS চপ 
6052 % 

“মৃমিষ্ট পানি 
১৯. ধ্বংস নিশ্চিত সেই দিন অমান্যকারীদের জন্যঃ । 
২০. আমরা কি নগণ্য-সামানা পানি হইতে তোমাদিগকে সৃষ্টি করি নাই? 
২১-২২. একটা নির্দিষ্ট সময়-কাল পর্যন্ত উহাকে একটি সংরক্ষিত স্থানে কি আটক করিয়া রাখি নাই? 


২৩. লক্ষ্য কর, আমরা এইরূপ করিতে ক্ষমতাবান ছিলাম। অতএব, মনে রাখিও, আমরা অতীব উত্তম ক্ষমতার 
অধিকারী । 


* ধ্বংস সেই দিন অমান্যকারী-অবিশ্বাসীদের জন্যৎ। 

- আমরা কি পৃথিবীকে সামলাইয়া গুটাইয়া রাখিতে সক্ষম বানাই নাই, 

* জীবিতদের জন্যও, মৃতদের জন্যও? A | 
২৭. আর উহাতে উচ্চশির পর্বতমালা গাড়িয়া শক্ত করিয়া বসাইয়া দিয়াছি। আর তোমাদিগকে সুমিষ্ট পানি পান | 
করাইয়াছি। 


81 এখানে এ বাক্যাংশের অর্থ-দুনিযাতে তাদের ঘ! পরিণাম ঘটেছে অথবা তবিষ্যতে ঘা ঘটবে ত! তাদের আসল শান্তি নয়। তাদের উপর আসল শান্তি বা 
ধংস তো পরকালে শেষ সিদ্ধান্তের দিনে অবতীর্ণ হবে। 


৫7 অর্থাৎ মৃত্যুপর জীবনের সন্ভাবনার এই সুস্পষ্ট যুক্তি-প্রমাণ সামনে বর্তমান থাক! সত্বেও ধারা আজ তাকে মিথ্যা বলছে সেদিন ভারা ধাংসের 
সম্ুখীন হবে। 


NI চত 
CECE ACEC CCA CCC a 2 2 Tons TO TO OO MDDS e222 DTD TOD 


মিখ্যারে'পকারীদের জন্যে 


JES) উ 05৬৫৩ 


মিথ্যারোপ করতে 


পিতা টু রা 
মিথ্যারোপকারীদের জন্যে 


২৮. ধ্বংস সেই দিন অমান্যকারীদের জন্য অনিবার্ষ৬। 
২৯. চলিতে থাকণ এক্ষণে সেই জিনেসের দিকে যাহাকে 
তোমরা মিথ্যা ও অসত্য মনে করিতেছিলে। 
* চল সেই ছায়ার পানে যাহা তিনটি শাখা* সমন্থিত। 
* না শৈত্যদাতা, না আগুনের লেলিহান হলকা হইতে রক্ষাকারী 
* সে আগুন প্রসাদের ন্যায় বিরাট স্ফুলিংগ নিক্ষেপ করিবে। 
* উহা লাফাইতে থাকিবে, মনে হইবে) যেন উহা হলুদ বর্ণের উদ্ট। 
ংস অনিবার্য সেইদিন অমান্যকারীদের জন্য। 
* ইহা সেই দিন, যে দিন তাহারা কিছু বলিবে না, 


* তাহাদিগকে কোনব্ধপ ওযর পেশ করারও সুযোগ দেওয়া হইবে না৯। 


৬। অর্থাৎ যারা খোদার শক্তি-মহিমা ও জঞান-কৌশলের বিশ্বয়কর ক্রিয়াকান্ড দেখেও পরকালের সম্ভাবনা ও যৌক্তিকতা খশ্বীকার করে, তারা 
নিজেদের এই খাঘ- খেয়ালীর মধ্যে নিজেরা মা থাকতে চায় থাকুক, কিন্তু যেদিন তাদের ধারণার বিপরীত এ সব কিছু সংঘটিত হবে সেদিন তারা এ 
কথা জানতে পারবে যে, তাদের মুর্ঘতার জন্যে তার। নিজের! নিজেদেরকে ধ্বংসের মূখে নিক্ষেপ করেছে। 


৭। পরকালের সত্যতার ঘুক্তি্রমাণ দেয়ার পর এখন জানান হচ্ছে, যখন তা সংঘটিত হবে তথন সেখানে অমান্যকারীদের কি অবস্থা ঘটবে। 
৮। ছায়া বলতে ধুঁ়ার ছায়া বোঝানো হয়েছে। তিনটি শাখার অর্থ ঃ- যখন খুব বৃহদাকার কোন ধুম্-পিন্ড উ্ধি ত হয়, তখন উর্ধে গিয়ে তা কয়েকটি 


ATA CAA ALA ৫ ক এ এপ এ এ এ ana APT 


শাখায় বিভক্ত হ'য়ে পড়ে। 


/ ৯ অর্থাৎ তাদের বিরুদ্ধে ঘকদ্দম। এরূপ মজবুত সাক্ষ্য-প্রমাণ দ্বারা প্রমাণিত হবে যে, তার। সম্পূর্ণ বিধৃঢ় হয়ে পড়বে এবং তাদের জন) নিজেদের 
} অনুকূলে কোন ওখর-ওছুত্যাত পেশ করার কোন অবকাশই বাকী থাকবে ন।। 


(৫ TTA STS AAD SNL 


চা 


24d 2 পরত 2 £92 SE 
২ Jado ৩১৪ ১১৪) ১% 
ফয়সালার দিন 


Van mm = 


০০৯০ 


> dE ANA 
এটা মিথ্যারোপকারীদের জন্যে সেদিন 


লে 


করোছ 
28 3/4 92 Ef 20% (2.4? 
ও ১5৩৯ ৩১০ ৮৫ ৩৫ ৬ 5 CY) 


তোমরাকৌশল কর তবে কোন কৌশল তোমাদের হয়সভ্ভব) যদিএখন (তোমাদের) পৃধবর্তীদেরাক 
পক্ষে 


১৯৯৯১ 


দে € 2 ২৫৮72 ঞ ৫৯৫ 
SITE ENC ১৮ 
f মিথ্যারোপকারীদের জন্যে সেদিন 
(হবে) 

(৫৩ 32372 28৫ ৮ পা 337d 30 নিত / Fd 
5 ক শি 22 ৬ হি 
৬5521575121 © OE Le YI 
স্বাদ নিয়ে পানকর ও তারা চাইবে থ| (তা; থেকে ফলমূল (পাবে) 

2 222 ঠা পা ১1৭ পু ৫ পার ১টি পাঠে 
দি ৪ চি ৬ ৪7 . SNA ত 
তে Cis Gy ৩১৩৫ Sj © ০৪৩০ 


নেকলোকদের প্রাতফলদেই. আমর! এন্রপে আমরা নিশ্চ।় তোমরা করতে 


১৯৯১১৬৯৯৯১৯ 


পার্ট 
ও তোমরা খাও মিথ্যারোপকারীদের জন্যে সেদিন 


2 র্‌ 5 ক ১৫৮4৫ টা (32 Ayu ew 
POLIS 145113 © ৩২১0 ০% 


৩৭. ধ্বংস সেইদিন অমান্যকারীদের জন্য 


৩৮. ইহা চূড়ান্ত ফয়সালার দিন। আমরা তোমাদিগকে ও তোমাদের পূর্বে অতীত হইয়া যাওয়া লোকদিগকে 
একত্রিত করিয়া দিয়াছি। 


৩৯, 
ক্লক’ 
 মুস্তাকী লোকেরা আজ ছায়া ও প্রস্রবনে অবস্থান করিতেছে 
* তাহারা যে ফলই চাহিবে (তাহাই তাহাদের নিকট উপস্থিত)। 


* তোমরা খাও, পান কর স্বাদ লইয়া লইয়া, সেই সব কাজকর্মের বিনিময়ে যাহা তোমরা করিতেছিলে। 
- বস্তুতঃ আমরা নেক লোকদিগকে এই রকমেরই প্রতিফল দিয়া থাকি। 


* ধ্বংস এই দিন অমানাকারীদের জন্য নির্ধারিত। 
- খাইয়া লও১০, আর স্বাদ আশ্বাদন করিয়া লও কিছু কাল পর্যন্ত; প্রকৃতপক্ষে তোমরা অপরাধকারী। : 
প্রক্সি 
১০। ভাষণের সমান্তিতে মাও মক্কার কাফেরদের নয়, বরং দুনিয়ার সমস্ত কাফেরদের পন্বোধল ক'রে . ক, ক হয়েছে। 


৩৩৩৩ ৩751555557০ 


রিতা 


স০০৩৬৯০০০ 


চি এ 


৮ ০০৪15) 2৪ CII 


] তাদেরকে বলা হয় যখন এবং যিথ্যারোপকারীদের জন্যে সেদিন 


NASA ACL ALAA LCN ATE a Aa a) 


৮ 


পরও ই প্রতি * পা ১৫2 পে ১৪ পূর্ণ ৫ A 22 hs 
ও 0৪৮৫০ IE 6259 GHG 5 HL 
মিথ্যারোপকারীদের জন্যে ধ্বংস তারা অবনত হয় 


৪৭. ধ্বংস এইদিন অমান্যকারীদের জন্য অবধারিত। 

৪৮. ইহাদিগকে যখন বলা হয় যে, (আল্লাহর সম্মুখে) অবনত হও, তখন তাহারা অবনত হয় না। 

৪৯, ধ্বংস এই দিন অবিশ্বাসীদের জন্য। 

৫০. এক্ষণে এই (কুরআনের) পরে আর কোন্‌ কালাম এমন থাকিতে পারে, যাহার প্রতি ইহারা ঈমান আনিবে? 


AX 
“স্ন্ষা্ড ” 


(৩৩৩৩৩ ও 


ভুমিকা 


বিসমিল্লাহির রাহমানির রাহীম 


বাংলা ভাষায় এ পর্যন্ত পবিত্র কোরআন মর্জীদের বেশ কয়েকটি সরল অনুবাদ ও তাফসীর প্রকাশিত হয়েছে: 
এসব অনুবাদ ও তাফসীরের মাধ্যমে পবিত্র কোরআনের মৌলিক শিক্ষা জানা অনেকাংশে সহজ হয়েছে । তবে যারা দ্বীনি 
মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে অধ্যয়ন করছেন অথবা ইংরেজী শিক্ষিত হওয়া সত দ্বীনের দায়ী হিসেবে আল্লাহর বান্দাদের 
মধ্যে দ্বীনের দাওয়াত পৌছে দিচ্ছেন তাদের জন্য সরাসরি আরবী শব্দ বুঝে পবিত্র কোরআনের ভাবার্থ অনুধাবন করার যত 
তর্জমার অভাব রয়েছে। এদিকে লক্ষ্য রেখে আজ হতে প্রায় ১৫ বছর পূর্বে পবিত্র কোরআনের শাব্দিক তর্জমার কাজ শুরু' 
করি। প্রায় ১৪ বছরের মেহনতের পর মহান আল্লাহ তৌফিক: দিয়েছেন এ কাজ সম্পূর্ণ করার । 

এ কাজে সব থেকে বেশী সহায়তা পেয়েছি আমার কর্মজীবনের শ্রদ্ধেয় সহকর্মী মোহাদ্দেস ও মোফাস্সেরগণের, 
যারা, আল-আজ্ঞহার, দামেস্ক, খার্তৃম, পবিত্র মক্কা ও মদীনা শরীফের বিশ্ববিদ্যালয়গুলোতে. পড়াশোনা করেছেন । মহান 
আল্লাহ তাদেরকে যথাযোগ্য প্রতিফল দিন। যে সব তাফসীর ও তর্জমার সহযোগিতা নিয়েছি ভার মধ্যে রয়েছেন মিশরের 
প্রখ্যাত মুফাস্সের মুফতী হাসানাইন মখলুফের কালিমাতুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীরে ইবনে কাসীর, 
সাফাওয়াতুত্‌ তাফসীর, মা'আরেফুল কোরআন, তাফসীরে আশরাফী, শায়খুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান ও 
শায়খুল ইসলাম হযরত মাওলানা শাব্বির আহমাদ ওসমানীর তাফসীর ও তর্জমায়ে কুরআন । মূলতঃ পবিত্র কোরআনের 
শাব্দিক তর্জমা করার অনুপ্রেরণা পেয়েছি হযরত মাওলান! শাহ রফিউদ্দিন সাহেবের উর্দু শাব্দিক তর্জমা পড়ে । আমার এ 
তর্জমার মূল অবলম্বন ভার এই বিখ্যাত শাব্দিক তর্জমা। এছাড়া মক্কা শরীফের উশ্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের ' 
ভূতপূর্ব অধ্যাপক ডঃ আব্দুল্লাহ আব্বাস নদভীর Vocabulary of the Holy Quran, মদীনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর 

খানের Interpretation of the meanings of the Noble Quran(এতে তাবারী, ইবনে কাসীর ও আল 
কুরতুবীর সার সংক্ষেপ রয়েছে। অধ্যাপক ইউসুফ আলীর The Quran, Translation and Commentry 4 
তর্জমার ক্ষেত্রে বিশেষ সহায়ক গ্রস্থ হিসেবেও কাজ করেছে। তবে শাব্দিক তর্জমা দ্বারা অনেক সময় পবিত্র কোরআনের 
আয়াতগুলোর মূল বক্তব্য অনুধাবন সম্ভব নয় । তাই শব্দার্থের সাথে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ'লা! 
মওদূদী (রঃ) এর তর্জমায়ে কুরআন হতে সূরার নামকরণ, শাণে নুজুল, বিষয়বস্তু, ভাবার্থ ও টিকা সংযোগ করেছি যাতে 
মর্মার্থ বুঝতে অসুবিধা না হয় । 

শব্দার্থ থেকে ভাবার্থ অনৃধাবনের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। যেমন - (১) কোন কোন শব্দের এক 
- জায়গায় এক অর্থ, অন্য জায়গায় অন্য অর্থ করা হয়েছে। স্থান ও প্রসঙ্গ ভেদে অর্থের এ বিভিন্নতা হতে পারে । অনেক সময় 
এ শব্দের আগে বা পরে কিছু সহকারী শব্দ আসার কারণেও এ পরিবর্তন আসতে পারে। (২) কোন কোন আরবী শব্দের 
নীচে আদৌ কোন বাংলা অর্থ নেই । অনেক সময় এ ধরনের শব্দ, বাক্য গঠনের পূর্বে ব্যবহার করা হয়, এর কোন পৃথক 
অর্থ থাকে লা। পুরা বাক্যের উপরই এর অর্থ প্রকাশ পায়। (৩) যে সব ক্ষেত্রে দুইটি আরবী শব্দ মিলে একটা বাংলা শব্দ 
হয়েছে, সেখানে আরবী শব্দ দুটোর নীচে মাঝখানে বাংলা প্রতিশব্দটি সেট করা হয়েছে। (৪) কোন কোন শব্দের নীচে বা' 
আগে-পরে বাংলা শব্দ দেওয়ার পর বন্ধনীর মধ্যে আরও কিছু শব্দ যোগ কর! হয়েছে, যাতে অর্থটি আরও স্পষ্ট হয়ে যায়। 
(৫) পবিত্র কোরআনে আখিরাতের বিশেষ বিশেষ ঘটনা বর্ণনার ক্ষেত্রে অতীত কাল ব্যবহার করা হয়েছে - এগুলো এমন, 
যেন ঘটনাটি ঘটেই গিয়েছে। এতে আর কোন সন্দেহের অবকাশ নেই। এডাবে আখিরাতে; ভবিষ্যতে ঘটবে এমন কিছু 
কিছু বিষয়ে পবিত্র কোরআনে ক্রিয়ার অতীত কাল ব্যবহার হলেও তর্জমায় ভবিষ্যত কাল (অর্থাৎ এমন ঘটবেই) ব্যবহার 
করা হয়েছে। মোট কথা হলো, পবিত্র কোরআনের অর্থ শিক্ষার ক্ষেত্রে শব্দার্থের সাথে মর্মার্থ অবশ্যই পড়তে হবে। এছাড়া 
সূরার নামকরণ, শাপে নুজুল, এ্রতিহাসিক পটভূমিকা ও বিষয় বস্তু পড়ার পর পবিত্র কোরআনের আয়াতগুলো অর্থসহ 
অধ্যয়ন করতে হবে। এভাবে কমপক্ষে দৃ'-তিন পারা বুঝে পড়তে পারলে অন্যান্য অংশের অর্থ অনুধ্যবন করা সহজ হয়ে 
যাবে ইনশাআল্লাহ। এর পরও গভীরভাবে কোরআন' মজীদ অনুশীলনের জন্য কোন নির্ভরযোগ্য তাফসীরের সাহায্য নেয়া 
প্রয়োজন ৷ তবে পবিত্র কোরআন অনুশীলনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন হল বাস্তব ময়দানে দ্বীনের দাওয়াত পেশ ও 
নিজের জীবনে তা বাস্তবায়ন করা। এভাবেই পবিত্র কোরআনের মর্যার্থ ভার অনুশীলনকারীর সামনে সুস্পষ্ট হয়ে উঠবে। 
মহান আল্লাহ আমাদের সবাইকে এর তৌফিক দান করুন। 

সর্বশেশে মহান আল্লাহ রাব্বুল আ'লামীনের কাছে সীমাহীন শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এ কাজের 
: তৌফিক দান করেছেন। এতে যা কিছু অনিচ্ছাকৃত ক্রটি হয়েছে তার জন্য তারই কাছে ক্ষমা চাচ্ছি। আর এ প্রচেষ্টাকে তিনি 
যেন আমার নাযাতের অসিলা বানান- এ দোয়াই করছি। 

সতিউর লহ্মান খান 
রবিউল আউওয়াল ১৪১৮ হিঃ জেদ্দা 
আগস্ট ১৯৯৭ইং 
শ্রাবণ ১৪০৪ বাং 


চি Ean Ke ans 210. স্থির ‘su ‘an RE) =n ‘an ‘ness annus tatu ns 'n'eanis sass চে জজ জজ যেনে ‘aa. 


সূরার দ্বিতীয় আয়াত dl bl ০০ এর [| শব্দকে এর নামরূপে গ্রহণ করা হয়েছে। : 
আসলে এ কেবল নামই নয় সূরার আলোচিত বিষয়াদির শিরোনামও ৷ কেননা ‘নাবা’ শব্দের অর্থ কিয়ামত ও 
পরকালের সংবাদ দান । আর সূরার সমস্ত আলোচনাই কিয়ামত ও পরকাল সম্পর্কিত । ; 


নাযিল হওয়ার সময়-কাল ঃ 

বর্তমান সূরার পূর্ববর্তী সূরা ‘আল মুরসালাত-এর ভূমিকায় আঁমরা যেমন বলেছি, সূরা কিয়ামাহ হতে সূরা 
নাযিয়াত পর্যন্ত সব কটি সূরার বিষয়বস্তু প্রায় একই ধরনের ৷ আর এ সবকটি সূরাই রসূলে করীমের মী জীবনের | 
প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ হয়েছে বলে মনে হয়। সব 
বিষয়বস্তু আলোচনা 


এ সূরায় প্রায় সে সব কথাই বলা হয়েছে, যা ইতি পূর্বে সূরা “আল মুরসালাত-এ বলা হয়েছে । আর তা হ'ল হঃ 


| কিয়ামত ও পরকালের প্রমাণ এবং তা মেনে নেয়া ও অমান্য করার পরিণতি সম্পর্কে লোকদিগকে অবহিতকরণ । 


| মক্কা শরীফে নবী করীম (সঃ) যখন প্রথম ইসলাম প্রচারের কাজ শুরু করেছিলেন, তখন তার কাজের ভিত্তি ছিল | 
তিনটি ৷ প্রথম, উলুহিয়াতের ব্যাপারে আল্লাহর সাথে অন্য কাহাকেও শরীক না করা- শরীক না মানা । দ্বিতীয়, 0] 


আল্লাহ তা'আলা তাকে রসূল বানিয়েছেন। আর তৃতীয়, একদিন এ জগত ধ্বংস হয়ে যাবে এবং অতঃপর আর | 
একটি জগত তৈরী হবে; তখন সমস্ত মানুষকে পুনরুজ্জীবিত করা হবে ও হাশরের ময়দানে ঠিক সেই দেহ ও | 


শরীরসহ উপস্থিত করা হবে যে দেহ ও শরীর নিয়ে তারা দুনিয়ার জীবনে কাজ করেছে। পরে তাদের যাবতীয় | 


আকীদা-বিশ্বাস ও আমলের হিসাব নেয়৷ হবে। এ হিসাব-নিকাশে যারা দুনিয়ায় ঈমানদার ও নেক-চরিব্রবান ছিল | 
19:| বলে প্রমাণিত হবে, তারা চিরকালের জন্যে জান্নাতে যাবে ও সেখানেই বসবাস করবে, পক্ষান্তরে যারা কাফের ও | 
'ফাসেক' প্রমাণিত হবে, তারা চিরকালের জন্য জাহান্নামবাসী হবে। রন 
এ তিনটি কথার মধ্যে প্রথম কথাটি মেনে নেয়া যদিও মক্কাবাসীদের পক্ষে খুবই কঠিন ছিল- যদিও এ | 
শর] তাদের মোটেই পছন্দ ছিল না, কিন্তু তবুও মোটামুটিভাবে তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করতো না । তাঁরা এ চু 
টি] কথাও মানতো যে, আল্লাহই সর্বোচ্চ রব তিনিই সৃষ্টিকর্তা ও রিযিকদাতা । আল্লাহ ছাড়া আর যেসব সত্তাকে তারা |. 
টি উপাস্যরূপে গ্রহণ করেছিল সে সবকে তারা আল্লাহরই সৃষ্টি বলে বিশ্বাস করতো । এ কারণে উলুহিয়াতের গুণ ও | 
এ] ক্ষমতা ইখতিয়ার এবং ইলাহর মূল সস্তায় এসবের কোন অংশীদারিত্ব আছে বা নেই, কেবলমাত্র এই প্রশ্ন নিয়েই চি 
পি] তাদের সাথে মতবিরোধ ঘটেছিল। " 
2; দ্বিতীয় কথাটি মক্কার লোকেরা মেনে নেবার জন্য প্রস্তুত ছিল না। কিন্তু নবী করীম (সঃ) নবুয়্যতের দাবী নু 
| প্রকাশ করার পূর্বে দীর্ঘ চল্লিশটি বছর পর্যন্ত তাদের মধ্যেই জীবন-যাপন করেছেন এবং এ সময় তারা তাকে 
দিন কখনও মিথ্যাবাদী, ধোকাবাজ কিংবা আত্মস্থার্থের জন্য অবৈধ পন্থা অবলম্বনকারীরূপে দেখতে পায়নি,-এ ব্যাপারটা 
টু] অস্বীৰার করার তাদের কোনই উপায় ছিল না। নবী করীমের (সঃ) বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সুস্থমতিত এবং উন্নত টু 
| চরিত্রের কথা তারা সর্বান্তঃকরণে স্বীকার করতো। এ কারণে শত রকমের টালবাহানা ও অভিযোগ রচনা সত্তেও | 


Cn dnt nt SCE nl nm a CRG RE CRORE ORR a Rn Rnd FERRE OR ORR a FOR OAR 


EE ER Rl EE EES EERE 
সম্ভবপর ছিল না। নবী করীম (সঃ) সব ব্যাপারেই যখন সত্যবাদী ও সত্যপন্থী, তখন কেবল নবুয়্যৃতর ব্যাপারে 
তিনি (নাউযুবিল্লাহ) মিথ্যাবাদী হবেন, এ কথা নিজেরাই বা কিভাবে সত্য বলে মানবে, আর অনাদেরকে বা তা 9 
কিভাবে বিশ্বাস করাবে, এ ছিল তাদের জন্যে একটি মুশকিল ব্যাপার ! তৃতীয় কথাটি মক্কাবাসীদের পক্ষে প্রথম | 
দু'টো কথার চাইতে অনেক.বেশি আপত্তিকর ছিল। এ কথাটা যখন তাদের সম্মুখে পেশ করা হ'ল তখন এ কথাকে | 
তারা সবচাইতে অধিক বিদ্রুপ করলো । এ কথাটাই তাদের সর্বাধিক বিস্ময়কর মনে হ’ল । তাকে তাদের 
জ্ঞান-বিরেক, বিপরীত ও বাস্তবতার: দিক দিয়ে অসম্ভব. মনে করে নানা স্থানে তারা তাকে বিশ্বাস-অযোগ্য ও [০৯ 
ধারনারও অতীত বলে প্রচার করতে শুরু করলো । কিন্তু তাদেরকে ইসলামের পথে পরিচালিত করার জন) সর্ব 9 
প্রথম পরকাল বিশ্বাসী বানানো ছিল একান্তই অপরিহার্য । পরকালের সম্ভাব্যতা স্বীকার করে না নিলে হক ও | 
বাতিলের ব্যাপারে নির্ভুল চিন্তা পদ্ধতি গ্রহণ, ভালো-মন্দ নির্ধারণের মানদন্ড পরিধর্তন, এবং দুনিয়া পূজার পথ 
পরিহার করে ইসলাম প্রদর্শিত পথে চলা তাদের পক্ষে একেবারেই অসম্ভব ছিল। ঠিক এ কারণেই মক্কী জীবনের | 
প্রাথমিককালে অবতীর্ণ সূরা সমূহে লোকদের মনে পরকাল বিশ্বাসকে দৃঢ়মূল করে দেয়ার জন্যেই সর্বাধিক চেষ্টা 
চালানো হয়েছে, এর ওপরই সবচেয়ে বেশি'গুরুতৃ আরোপ করা হয়েছে এবং এতে উচ্চতর বলিষ্ঠ ভাষাও গ্রহণ" (8 
করা হয়েছে । অবশ্য সেজন্যে যুক্তি-প্রমাণ উপস্থাপনে এমন ভংগি অবলম্বন করা হয়েছে যাতে আল্লাহর একত্‌ ও দি 
তওহীদ বিশ্বাস আপনা-আপনিই লোকদের মনে দৃঢ়মূল হয়ে বসে যায় । মাঝে মাঝে রসূলে করীম ও কুরআন a 
মজীদের সত্যতা প্রমাণের যুক্তিসমূহও সংক্ষেপে পেশ করা হয়েছে। : 


এ আলোচনা হ'তে প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহে পরকালের কথা বার বার আলোচিত হবার কারণও (৭ 
| স্পষ্টরূপে বুঝতে পারা যায়। অতঃপর সূরাটিতে আলোচিত বিষয়াদি সম্পর্কে একটা মোটামুটি ধারণা করে নেয়া 
আবশ্যক । পরকাল হবার কথা শুনতে পেয়ে মক্কাবাসীরা প্রতিটি অলি-গলি ও সভা-সমিতিতে যেসব আলোচনা [ 
পর্যালোচনা শুরু করে দিয়েছিল, এ সূরার প্রথম বাক্যেই সেদিকে ইংগিত করা হয়েছে। অতঃপর পরকাল:অবিশ্বাসী ২ 
লোকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে; তোমরা কি এ পৃথিবী-এ যমীন দেখতে পাও না? একে তো আমিই তোমাদের নও 
শয্যারূপে বানিয়ে দিয়েছি। এ উচ্চ শৃংগ পর্বতমালা কি তোমাদের দৃষ্টিগোচর হয় নাঃ তাকে তো আমিই মাটিতে (* 
পুতে রেখেছি। তোমরা কি নিজেদেরকেও দেখতে পাওনা? তোমাদেরকে পুরুষ ও নারীর জোড়া জোড়া রূপে আমি ৭ 
বানিয়েছি, তা কি কখনো ভেবে দেখ লা? তোমাদেরকে বৈষয়িক কাজের যোগ্য করে রাখার উদ্দেশ্যে তোমাদের [ 
জন্য নিদ্রার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতি কয়েক ঘন্টা পরিশ্রম করার পর কয়েক ঘন্টা কাল বিশ্রাম গ্রহণের জন্যে চি 
তোমাদেরকে বাধ্য করেছি- এ কি তোমাদের বিবেচনার বিষয় বলে মনে হয় না? রাত-দিনের নিয়মিত আবর্তন কি | 
তোমাদের চোখে পড়ে না? এ তো তোমাদেরই প্রয়োজন অনুযায়ী পূর্ণ নিয়মানুবর্তিতা সহকারে ও অব্যাহতভাবে 
কার্যকর করে রেখেছি । তোমাদের উধ্বলোকে- আকাশমন্ডলে দৃঢ় ও সুসংবদ্ধ ব্যবস্থার প্রতি কি তোমাদ্দর দৃষ্টি [ 
আকৃষ্ট হয় না? সূর্যটা দেখতে পাও না? তার দ্বারাই তো তোমরা আলো ও উত্তাপ লাভ করে থাক। শৃন্যলোকে ঢু 
ভাসমান মেঘমালা গলে গলে এই যে বৃষ্টিপাত হয়, তার সাহায্যে শস্য, শাক-সবৃজি ও ঘন-সন্নিবেশিত বাগ-বাগিচা | 
উদ্ভুত হয় এও কি তোমাদের চোর পড়ে না? এই সমস্ত জিনিস কি তোমাদেরকে এ কথা বলে যে, যে নিরংকুশ | 
সৃষ্টিকর্তা এসবকে অস্তিত্ব দান করেছেন, তিনি কিয়ামত সৃষ্টি করতে ও পরকাল আনয়নে অক্ষম? সৃষ্টিলোকের এই চি] 
বিশাল-বিরাট কারখানায় যে উচ্চ ও পরিপূর্ণ মানের বুদ্ধিমত্তা ও সূস্থ জ্ঞানশীলতা সুস্পষ্ট ও ভাস্বর হয়ে রয়েছে তা Ff 
কি তোমাদের বোধগম্য হয়েছে? এই কারখানার প্রতিটি অংশ ও প্রত্যেকটি কাজের তো একটা উদ্দেশ্য বা | 
কার্যকারীতা আছে-যা অনস্বীকার্য, ইউ 


রি 


টির 


বে 
ঞ্ঃ 


542 


রস) 


(02251 


(‘Pa 


re 


bet 


fo nD) 


26757026556 


রি 


রঃ 


LEC CCC GC 


Cp CnC 


84655272722 


(A) 


ORCC FS Rn a Pn POR Bad Sn Pn REPO CRBC PR CCE DRC ORC A BS RHC CG FRC CR OG CC 


উদ্দেশ্যহীন, এ কথা কেমন করে মেনে নেয়া যেতে পারে? এ কারখানায় ম্বান্থুষকে ফোরম্যান (Foreman) 
এর পদে অধিষ্ঠিত করে তাকে প্রচুর ক্ষমতা ও ইখতিয়ার দেয়া হয়েছে, তাকে তোমরা দেখতে পাও এবং বুঝতে 
পার; কিন্তু সে যখন কারখানার কাজ সমাপ্ত করে এখান হতে বিদায় নিয়ে চলে যাবে, তখন তাকে এমনি ই ছেড়ে ৮৪ 
দেয়া হবে? ভালো কাজ করার জন্যে তাকে কোন পুরস্কার বা পেনশন এবং খারাপ কাজ করার দরুণ তাকে 
জিজ্ঞাসাবাদ করা বা শান্তি দেয়া হবে না,- এ যে একেবারে অর্থহীন ও বোকামির কথা, তাও কি তোমাদের মাথায় 
আসে না? 

এসব যুক্তি ও দলীল প্রমাণ দেয়ার পর অত্যন্ত বলিষ্ঠ ভাষায় বলা হয়েছে যে, চুড়ান্ত বিচারের দিন নিঃসন্দেহে 
নির্দিষ্ট সময়ই উপস্থিত হবে তার আসার জন্য শিংগায় একটি ফুঁক দেয়ার অপেক্ষা মাত্র । আজ তোমাদেরকে যেসব | 
অবস্থার কথা আগাম বলা হচ্ছে তা সবই সেদিন অবশ্যই এসে উপস্থিত হবে । আজ তোমরা এ মানো আর না- 
মানো সে সময় তোমরা যেখানেই মরে পড়ে থাকবে, সেখান হতেই নিজেদের হিসাব-নিকাশ পেশ করার জন্যে 
দলে দলে বের হয়ে আসবে । তোমাদের আজকের অস্বীকার ও অমান্যতা সে দিনটির উপস্থিতিও অবস্থিতিকে 
মাত্রই রুখতে পারে না। 

এর পর ২১-৩০ নম্বর পর্যন্ত আয়াতসমূহে বলা হয়েছে যে, যেসব লোক হিসাব-নিকাশ হবে বলে আশা 
পোষণ করেনা এবং যারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করে অমান্য করেছে, তাদের প্রতিটি কাজ 
পুরোপুরিভাবে আমাদের নিকট লিখিত রয়েছে এরং তাদের শাস্তিদানের জন্যে জাহান্নাম উদগ্রীব হয়ে প্রতীক্ষা [ 
-করছে। সেখানে তাদের আমলের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে । যেসব লোক নিজেদেরকে দায়িত্বশীল 
ও জবাবদিহি করতে বাধা মনে করে দুনিয়ার জীবনে পরকালীন জীবনকে সুখী ও সুন্দর বানাবার ব্যবস্থা করে ( 
নিয়েছে, পরবর্তী ৩১-৩৬ নম্বর পর্যন্ত আয়াতসমূহে তাদেরকে অতি উত্তম প্রতিফল দানের কথা বলা হয়েছে। 
তাদেরকে এই বলে নিশ্চয়তা দেয়া হয়েছে যে, তাদের এই উত্তম কাজসমূহের কেবল প্রতিফল-ই দেয়া হবেনা, 
তার-ও অধিক যথেষ্ট পুরস্কার তাদেরকে দেয়া হবে। 

শেষ দিকের আয়াতসমূহে আল্লাহর বিচারালয়ের চিত্র পেশ করা হয়েছে। বলা হয়েছে, সেখানে কারো পক্ষে 
ঘাড় বাকা করে বসার কোন প্রশ্ন ওঠেনা । নিজস্ব দল-বল, সংগী-সাথী ও মুরীদ-মু'তাকিদদের ক্ষমা করিয়ে (১ 
দেয়ারও সাধ্য কারো থাকবে না। শুধু তাই নয়, অনুমতি দেয়া হলেও তা দেয়া হবে এই শর্তে যে যার পক্ষে | 
সুপারিশ করার অনুমতি হবে, সে কেবল তার জন্যই সুপারিশ করতে পারবে এবং সে সুপারিশ করার অনুমতিও 
দেয়া হবে কেবলমাত্র সেই লোকদের জন্যে যারা দুনিয়ায় ইসলামের কলেমায় বিশ্বাসী ছিল, আর শুধু গুনাহগার | 
তারা, অন্য কিছু নয়। বস্তুতঃ আল্লাহদ্রোহী ও সত্যদ্বীন-অমান্যকারী লোক কোনরূপ সুফারিশ লাভের উপযুক্ত | 
বিবেচিত হবে না। 

এক সাবধান বাণী উচ্চারণ করে সূরাটি শেষ করা হয়েছে। বলা হয়েছে, যে দিনটির (কিয়ামতের) আগমন 
সম্পর্কে আগাম খবর দেয়া হয়েছে তার আগমন সন্দেহাতীতভাবে সত্য । উপরন্তু সেদিনটি দূরে নয়, খুবই নিকটে 
অবস্থিত। এখন যার ইচ্ছা সে সেই দিনটি মেনে নিয়ে স্বীয় আল্লাহর পথ অবলম্বন করতে পারে। কিন্তু এ (৪ 
সাবধানবাণী শুনার পরও যারা তাকে অস্বীকার করবে তার যাবতীয় কৃত-কর্ম তারই চোখের সামনে পেশ করা ও 
হবে। অতঃপর অনুতাপ করা ছাড়া কোন উপায় থাক্বে না। সে অনুতপ্ত কণ্ঠে বলবেঃ হায়! আমি যদি দুনিয়ায় } 
পয়দা-ই-না হতাম তা হলে কতইনা ভালো হস্ত। সেদিন তার এরূপ অনুভূতি হবে সেই জগত সম্পর্কে যার জন্যে | 
আজ সে পাগলপারা হয়ে ছুটেছে। | 


An) 


0 


নে 


CD 


UUs 


rr Cr 0 


CC Cc, C 


রঃ 


৫ 


5৫ 


১০৮, 


26028/55555858582551 


৮০৮৮ 


১১০১০১০০১১৮ 


৮ 
CA) 


at) 


CnC 


নল 
৪) 


& সে, 


লিপ tt RENCE RCE Bn PC Cw Cw ne RC nC ncn CSE ne aE EET 


22 
OU 
(Ee জিত সং সাবাদ কর 


| A2d এপার টা ৪ 29 পর্ণ ৫ 
Us MIO ৬৬০ 8 কা 


আমরা বানাই নাই কি তারা শীঘ্র জানবে কক্ষণওনা রে জনে কক্ষণওনা (নিজেরাই ) 
(বলি ) 


SET ৬7৬66 ) Se SHE 


. জোড়া জোড়া তোমাদেরকে আমরা এবং কীলক স্বরূপ পাহাড় ব্ৰত এবং বিছানা স্বরূপ যমীনকে 


বশ্রাম 


আমরা বানিয়েছি এবং 


দয়াময় মেহেরবান আল্লাহর নামে 
১। এই লোকেরা কোন্‌ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? 
২।সেই বড় সংবাদ সম্পর্কে কি? 
১] ৩ । যে বিষয়ে তাহারা বিভিন্ন প্রকারের উক্তি করতে লিপ্ত? 
৪। কক্ষণও নয়» অতি শীঘুই তাহারা জানতে পারবে । 
৫ । আবার বলি কক্ষণই নয় অতি শীঘ্রই তাহারা জানতে পারবে । 
পি ৬। ইহা কি সত্য নয় যে, আমরাই যমীনকে শয্যা বানিয়েছি, 
৭। পাহাড় পবর্তসমূহকে কীলক স্বরূপ গেড়ে দিয়েছি। 
৮। এবং তোমাদেরকে (নারী -পুরুষের) জোড়ারূপে পয়দা করেছি’ 
ই] ৯1! তোমাদের নিদ্রাকে শাস্তির বাহন করেছি! 


«] 
by 
C] 


১। অর্থাৎ পরকাল সম্পর্কে এরা যেসৰ মনগড়া কথা রচনা করে, So Sn Dsl ls SS lS ET সি 


পুরা আন নাবা ৯ | পারা ৩০ ৃঁ 
১2৯০০2৭১০১০০০০৭০০০৭০৯১০১৭০০৯০৭১৭০০০০০০১৭০০০৭৩০০৭০১০০০০০৯০৯০০০০১০০১০৬ টা 


302) নে! রি 5 তি ৫2 রর রি 


ক 


ভে 


80০ 


টু জীবিকা অর্জনের দিনকে আমরা এবং আবরণ স্বরূপ রাতকে আমরা এবং | 
2 ০৫ £% ১১৫5৮ ৮ ৮৮৮ ৫] 
il er, GEL SOME ৬০ 2506 £ 
22| প্রদীপ (সূর্য) .আমরা এবং. জুদূঢ় সাত তোমাদের উপর আমরানির্মাণ এবং [| 
দঃ) বাহ (আসমান) কেই 


বাটি টি 222 2/2 ৫ 4 

2 5 গত ৩৮০ ০2. ৰা $66; 
এজন্য যে অবিশ্রান্ত পানি মেঘমালা হতে ৯৭ এবং  উজ্্বল 

) 22012 9 ৪ (৩8 6 রি ৫ 


রা 


১০০০০৫৯০০০০ 


iar পিস EEL Cr Pa সপ 


1 


TOES 


১০-১১ । রাতকে আচ্ছাদনকারী ও দিনকে জীবিকা অর্জনের সময় বানিয়ে দিয়েছি; 
১২। তোমাদের, উপর সাতটি সুদৃঢ় আকাশ-মন্ডল সংস্তাপিত.করেছি। 
১৩। এবং এক অতি উজ্জ্বল ও উত্তপ্ত প্রদীপ ২ বানিয়েছি; 

১৪ । মেঘমালা থেকে অশিশ্রান্ত বৃষ্টি বর্ষণ করেছি 

১৫-১৬। এই উদ্দেশ্যে যে, এর সাহায্যে শস্য, শাক-সবজি ও ঘন সন্নিবদ্ধ বাগ-বাগিচাউদ্তাবন করব। 

১৭। চুড়ান্ত বিচারের দিন একটি পূর্ব নির্দিষ্ট দিন। 

১৮ । সেই দিন শিংগায় ফুঁ দেয়া হবে ;তখন তোমরা দলে দলে বের হয়ে আসবে। 

১৯। আর আকাশ মন্ডল উন্মুক্ত করে দেয়া হবে- ফলে তা কেবল দুয়ার আর দুয়ার হয়ে দাড়াবে । 
২০। পাহাড় চালিয়ে দেয়া হবে । পরিণামে তা'কেবল মরীচিকায় পরিণত হবে । 


২। অর্থত সূর্য। মূলে 0 শব্দ ব্যবহৃত হয়েছে! এর অর্থ অত্যন্ত গরমও হয় এবং অত্যন্ত উদ্ভ্বলও হয়। এ কারণে 
অনুবাদে দু'টি অর্থই লিখিত হয়েছে। . 


এ © এ ০১৯৬) এ 526 EE ও) 


৪১১৭ প্রত্যাবর্তনস্থল সীমা লংঘনকারীদের ঘাটি হলো জাহান্নাম নিশ্চয়, 
$) ৪0৫4 51952 এড LS ও 6৬ ওক 


এব্যতীত পানীয় না আর ঠান্ডা তার মধ্যে তারা স্বাদ গ্রহণ না যুগ যুগ ধরে তারমধ্যে 
করবে 


08 $ BE ds 5৫ HIGGS (৮ 


052 5 A 
আশাকরতো না (এমন) ছিলো তারা নিশ্চয় উপযুক্ত (এটাই তাদের) পুঁজ ও উত্তপ্ত পানি 


১6৩5 5৪575556558 


চা 
লা ৬৬ টি 


শশা 


atau ac সিজন 


a San he “a te inten has tne 


ns apa n te nn ets 


২১ প্রকৃতপক্ষে জাহান্নাম একটি ঘাটি বিশেষ'৩ 

২২। খোদাদ্রোহীদের জন্যে আশ্রয়স্থল । 

২৩। যেখানে তারা যুগ যুগ ধরে অবস্থান করবে“ । 

২৪। সেখানে তারা ঠান্ডা ও পানোপযোগী কোন জিনিসের স্বাদ আস্বাদন করবে না। 

২৫। কিছু পেলেও পাবে কেবল উত্তপ্ত পানি ও ক্ষতের ক্ষরণ । 

২৬। (তাদের কীর্তি-কলাপের) পূর্ণমাত্রার প্রতিফল । 

২৭। তারা তো কোনরূপ হিসাব-নিকাশ হওয়ার আশা পোষণ করত না, 

২৮ । এবং আমাদের আয়াতসমূহকে তারা সম্পূর্ণ মিথ্যা মনে করে) অবিশ্বাস করত । 

২৯। আর অবস্থা এই ছিল যে, আমরা প্রত্যেকটি বিষয়ই গুণে গুণে লিখে রেখেছিলাম। 

৩০। এখন স্বাদ লও, আমরা তোমাদের জন্য আযাব ছাড়া আর কিছুই বৃদ্ধি করব না। 

৩। শিকার ধরার জন্যে নির্মিত বিশেষ স্থানকে ঘাটি বলা হয়। শিকার অসাবধানে আসে এবং তাতে আটকা পড়ে। 
জাহান্নামকে ঘাটি বলার কারণ খোদাদ্রোহী লোকেরা জাহান্নামের ব্যাপারে সম্পূর্ণ বে-পরওয়া হয়ে দুনিয়ার বুকে নেচে- 
কুদে বেড়ায়, তারা মনে করে খোদার এই বিশাল জগৎ যেন তাদের জন্যে এক উন্মুক্ত লীলাঙ্ষেত্র, এবং এখানে ধরা পড়ে 


যাওয়ার কোনই আশংকা নেই । কিন্তু জাহান্নাম তাদের জন্যে এক প্রচ্ছন্ন ঘাটি স্বরূপ হয়ে আছে। এর মধ্যে ভারা | ৪১ 
আকস্মিকভাবে আটকে পড়বে এবং এভাবেই আটকে পড়ে থাকবে। নর 


22০53222552 পর 


০১৮55584৮1৮ পরপর আগত এমন যুগ-সমূহ 
যার একটির অবসানের সংগে সংগে দ্বিতীয় যুগের সূচনা হয়ে যায়। নর 


ৰ পারা ৩০ 
aaa" 


2 5:22 রর 

এ ENE SHE LED 

আংগুর সমূহ ও বাগিচাসমূহ সাফল্য (রয়েছে) মুত্তাকীদের জন্যে নিশ্চয় 

£/ 2৫ EX 2272 ে বির 24 hd ৮2৫ 

2 ও 60342596602 ৩6৫ £5 651 

আর 888 তার মধ্যে তারা শুনবে না উচ্ছসিত পানপাত্র এবং সমবয়ক্কা 

1114৫ চা (4 ৮৮৮৮ রি 
আসমানসমূহের ৯১ 


২41, 22. পঠার্পে। সত ১ ৮৯৮৮৫ 
৪৩৬৬০ ০০১৩৫ ৩) aed টপ ৯ 
থা বলতে তার সাথে তারা সক্ষম না অশেষ দয়াবানের তাদের দুইয়ের 

হবে (পক্ষ হতে) মাঝে আছে 


৪99 


পেজ) জে রর 
i 


রর 


052053015052505055057525250525250525250555255 


ক্ষুকু ৪২ 

৩১। নিঃসন্দেহে মুত্তাকী লোকদের জন্যে একটা সাফল্যের মর্যাদা রয়েছে। 

৩২ ৷ বাগ-বাগিচা, আংগুর-- 

৩৩। ও সমবয়্কা-নব্য যুবতীরা 

৩৪ এবং উচ্ছসিত পান-পাত্র। | 

৩৫ । সেখানে তারা কোনরূপ অপ্রয়োজনীয়, তাৎপর্যহীন ও মিথ্যা কথা শুনবে না, 

‘ ৩৬-৩৭ প্রতিফল এবং পূ্ণমাত্রায় পুরস্কার ৫, তোমাদের রবের নিকট হতে, সেই অতীব দয়াবান খোদার নিকট 
হতে, যিনি যমীন ও আসমানসমূহের এবং তার মধ্যে অবস্থিত প্রতিটি জিনিসের একচ্ছত্র মালিক, যার 
সামনে কথা বলার সাহস কারো নেই ৬। 


= 
শে 
ht 
শি 
রর 
মু 
oY 
এআ 
mn. 
LS 
পু 
*ঃ 
‘ot 
৪3 
ই 
AY 
LJ ৬৭ 
I 


টপস 


90050527755 


087 


anes 


nt eee se 


BD) 
রে 


৫ । প্রতিদানের পর পূর্নমাত্রায় পুরস্কারদানের উল্লেখের মর্ম হচ্ছে-এই লোকদেরকে কেবলমাত্র কৃতকর্মের অনুপাতে 
ফলদান করেই ক্ষান্ত হওয়া হবেনা, বরং তাদেরকে এর অতিরিক্ত পরিপূর্ণ যাত্রাতে পুরস্কার দান করা হবে। 


৬। অর্থাৎ হাশরের ময়দানে আল্লাহর দরবারের প্রতাপ এরূপ হবে যে; কি পৃথিবীবাসী আর কি আসমানবাসী কারো 
পক্ষেই নিজ হতে খোদার সন্মুখে মুখ খোলার কিংবা বিচার-কার্ধে কোনরূপ হস্তক্ষেপ করার একবিন্দু সাহস করা 
সম্ভব হবেনা। 


821 17 দে2715 1৭75 


সলনি রালরলি সি tc Uw 


সুরু 


"1. 


সপ 


টি 
Cal) 


পে ৯৮৮৫৫ BS ENE LUT A si 224d AU 
১৯৪৩০ ৯ ৩০০ EGTA 5 75১)) 55522 ০০৯ 


যাকে (সে) তারা কথা বলতে না সারিবদ্ধভাবে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) দাড়াবে সেদিন 
ছাড়া পারবে 


oC 


1 
শ্রী 


চি 


2 


FA Delis HI 2 


সত্য দিন সেই যথাযথ বলবে এবং 


RRR Entebbe 


1০226625755 


সু 


রঃ 


£ রি HLS 2% ও AA চা পে রর টা 2 পা 

৩০ 2৩5 556৩ 42-0৮-692৬ ৩৫ 

আযাবের তোমাদেরকে আমরা নিশ্চয় প্রত্যাবর্তনের" তার রবের দিকে গ্রহণ করুক চায় অতএব 
সতর্ক করছি আমরা (পথ) ( আজ) 


1 ০ 17৮-871447 
৬৩ ৬৯৮৬১ nl ১৮ 


স্ক্রল সে লা 
রত 


uu 
ন 
\ 
VOOR EOE RUE 


রত 
১ 


CCG 
CC 
রঙ 


ৰ, 

a 

a ৪ 
LY 


বণ, 
শি) পরান 
লে 


0 
ty 

লা 
১0. 


বর 2 
চিত 


2 
চত 
এবং তার দু'হাত আগে পাঠিয়েছে যা মানুষ দেখবে সেদিন নিকট 
€ 
© 


বা, 
at 


£€% 12 এরম নিধন 

৩০০৪ ৮০ টা 

মাটি যদি. আমি আমার আফসোস হায় কাফের 
হতাম 


20020 
সিজন 


৮৫ 


টি ০ 


৩৮। যেদিন বূহ'ও ফেরেশতা কাতারবন্দী হয়ে দাড়াবে, কেউ 'টু’ শব্দ করবে না- সে ব্যতীত, যাকে পরম 
দয়াবান অনুমতি দিবেন এবং যে যথাযথ কথা বলবে । 

৩৯। সে দিনটি সত্য- অনিবার্য । এখন যার ইচ্ছা নিজের খোদার নিকট প্রত্যাবর্তন করার পথ গ্রহণ করুক। 

৪০। আমরা তোমাদেরকে খুব নিকটে উপস্থিত আযাব সম্পর্কে সতর্ক করছি। যেদিনপ্মানৃষ সে সবকিছু প্রত্যক্ষ 
করবে যা তাদের হস্তসমূহ অথে পাঠিয়ে দিয়েছে- সেদিন কাফের চীৎকার করে বলে উঠবে, হায়! আমি যদি 
মাটি হতাম। 


পুলে 


ce 


qr 


হজ 
ভিজ 


টি 


Ce) 


a 


৭। রূুহ' বলতে জিবরাঈলকে (আঃ) বুঝানো হয়েছে। আল্লাহর নিকট তার উচ্চ মর্যাদা হওয়ার কারণে সাধারণ ফেরেশতা 
থেকে স্বতন্ত্রভাবে তার উল্লেখ করা হয়েছে। 


লি 
CL 


i 


টু 
een ee nnn nn Ee ene nm dn nnd: masa mn 


52622 


Rn nC nn At aC ae Cnt 


৭৯ সূরা আন নাবিআত ১৩ পারা ৩০ 
০০ EF a nr a a xe an nen ara ne Hn a a nC a a En En nat nat anne | 


Lr 


রঃ 


বান! 


A) 


রশ 
টপ) 


পর 


নামকরণ 
সূরার প্রথম শব্দটিকেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


হযরত আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) বলেছেন, এ সূরাটি সূরা আন-নাবার পরে নাযিল হয়েছে। সূরায় 
আলোচিত বিষয়ের দৃষ্টিতেও স্পষ্ট বুঝতে পারা যায় যে, এটা প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহের মধ্যে একটি ৷ 


বিষয়বস্তু ও আলোচনা 


কিয়ামত" ও মৃত্যুর পর জীবন প্রমাণ করাই এ সূরার বিষয়বস্তু । সে সংগে এতে আল্লাহর রসুলকে (সঃ) 
মিথ্যা মনে করে অমান্য করলে তার পরিণাম কত মারাত্মক হতে পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে । 

শুরুতে জান কব্জকারী আল্লাহর হুকুম অবিলম্বে পালনকারী ও আল্লাহর হুকুম অনুযায়ী সমগ্র সৃষ্টিলোকের 
ব্যবস্থা পরিচালনাকারী ফেরেশতাদের নামে শপথ করা হয়েছে। এরূপ কথা দ্বারা নিশ্চয়তা দেয়া হয়েছে যে, 
কিয়ামত অবশ্যই হবে, মৃত্যুর পর আর এক জীবন অবশ্যই যাপন করতে হবে। এ দু'টো ব্যাপারে একবিন্দু 
সন্দেহেরও অবকাশ নেই। কেননা যেসব ফেরেশতা" হাতে এখানে জান কবজ করানো হচ্ছে, তাদের হাতেই 
পুনরায় তাদের দেহে প্রাণের সঞ্চার করানো কঠিন কিছুই নয় এবং সে ফেরেশতারাই সেদিন সেই আল্লাহর হুকুম 
মুতাৰিকই সমগ্র সৃষ্টিলোকের বর্তমান শৃংখলা ব্যবস্থা চূর্ণ-বিচূর্ণ করতে পারবেন এবং নতুনভাবে অপর একটা ব্যবস্থা 
গড়ে তোলা অসম্ভব কিছু হবে না। 

অতঃপর লোকদেরকে বলা হয়েছে, যে কাজকে তোমরা সম্পূর্ণ অসম্ভব বলে মনে কর আল্লাহতাআলার পক্ষে 
তা করা কিছুমাত্র কঠিন নয় । এর.জন্যে কোন বড় ও ব্যাপক প্রস্তুতিরও প্রয়োজন নেই । একটা ধাক্কা বিশ্বলোকের 
বর্তমান ব্যবস্থাকে চূর্ণ-বিচূর্ণ ও ছিন্র-ভিন্ন করে দেবে। অতঃপর অপর একটা জগত পুনরায় সৃষ্টি হওয়া এবং তাতে 
সমস্ত মানুষের পুনরুজ্জীবিত হয়ে ওঠার জন্যে আর একটা ধাক্কারই প্রয়োজন মাত্র । আজ যারা এই পুনরুজ্জীবনকে 
অমান্য বা অবিশ্বাস করছে, সেদিন তারাই ভয়ে থর থর করে কাপতে থাকবে। ভীত -সন্ত্স্ত চোখে তারা সেইসব 
কিছু অনুষ্ঠিত হতে দেখতে থাকবে যাকে তারা অসম্ভব বলে মনে করছিল" 

অতঃপর হযরত মুসা (আঃ) ও ফিরাউনের কাহিনী সংক্ষেপে বর্ণনা করে লোকদেরকে সাবধান করা হয়েছে। 
বলা হয়েছে, রসূলকে অমান্য ও অবিশ্বাস করার, তার হিদায়াত ও পথ প্রদর্শনে বাধা দান করার এবং হীন 
কৌশলের সাহায্যে তাকে পরাজিত করার চেষ্টা করার পরিণামে ফিরাউন অত্যন্ত মর্মান্তিক পরিণতির সম্মুখীন 
হয়েছিল। তা হ'তে শিক্ষা গ্রহণ করে অনুরূপ চাল-চলন হতে বিরত না থাকলে তোমাদেরকে অনুরূপ পরিণতির 
সম্মুখীন হতে হবে নিঃসন্দেহে। 

২৭-৩৩ নম্বর পর্যস্তকার আয়াতসমূহে পরকাল ও মৃত্যুর পর জীবন হওয়ার স্বপক্ষে দলীল ও প্রমাণ পেশ করা 


oe 


রর 


হত 


(9) 


সু 
সিএ he nt ad সস 


8১ 
* 


ন 
ie 


OA Sn tn Cnr tn nd a ul 
CCC Cr CLE 


শু 
বর 
সর 


(5 
3 


{ 
শল 
ss 


৯ 


রর 


(1) 


কক 


Cn Oe nl nl 
মি 


0৮৪০০০৫৫৮ 


্ 


আসিস সিসি এস, 


0 


a 
নে 


টু 


নদ 
শা 


৫ 
fa) ৫41 Cf) 


02387 


(TET) CATE TE) 
টি 
Of Of 08 ON of ON oH oly of 


0 


মের টু রা 


১৩ 


না 
CO) 


8: 


02৮6৮ 


EEOC CE CL 


টি 


(যা ১ 


7 


হ) 


nl Or) 


MOE SE CE 


০২০২ 


LAE 
hat 


10275 


৭৯ সূরা আল নাধিআত 
OC OO OC mt COO om lat RC 


হয়েছে। এ প্রসংগে প্রথমত অমান্যকারী ও অবিশ্বাসীদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে, তোমরাই বল, 


পুনরায় সৃষ্টি করা কি কঠিন কাজ? পরকাল হবার সম্ভাব্যতা প্রমাণের জন্যে এই অকাট্য যুক্তি একটি বাক্যে সমাপ্ত 
করা হয়েছে। তারপর পৃথিবী এবং তাতে মানুষ ও জীব-জদ্ভুর জীবনযাত্রা নির্বাহের জন্যে প্রদত্ত সাজ-সরঞ্জাম ও 
দ্রব্যসামত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বলা হয়েছে, এখানের প্রতিটি জিনিসই উদাত্ত কণ্ঠে সাক্ষ্য দিচ্ছে যে, 
তা অতীব উচ্চ কর্মকুশলতা সহকারে কোন না কোন উদ্দেশ্য পূর্ণ করার জন্যে তৈরী করা হয়েছে। এদিকে ইংগিত 
করে একটা অতি বড় প্রশ্ন মানুষের বিবেকের নিকট রাখা হয়েছে। তা হলো এই যে, বিরাট-বিশাল বিজ্ঞানসম্মত 
 সৃষ্টিলোকে মানুষকে ক্ষমতা-ইথতিয়ার দেয়ার পর তার হিসাব-নিকাশ গ্রহণ করা অধিক বিজ্ঞান সম্মত ও যুক্তি 
সংগত মনে হয়, না পৃথিবীতে বিচরণ করা ও স্বেচ্ছাচারিতা করে মৃত্যুবরণ করা ও মাটির সাথে চিরকালের 
জন্যে মিলেমিশে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যাওয়া এবং অর্পিত ক্ষমতা ও দায়িত্ব কিভাবে প্রয়োগ করেছে, কিভাবে পালন 
করেছে সে বিষয়ে কোন হিসাব নিকাশ না নেয়া অধিক বিজ্ঞানসম্মত ও যুক্তিসংগত মনে হয়? এ প্রশ্রটা নিয়ে কোন 
আলোচনা করা হয়নি । তার পরিবর্তে ৩৪-৪১ নম্বর পর্যস্তকার আয়াতে বলা হয়েছে যে হাশরের দিন সমস্ত মানুষের 
চিরন্তন ও চিরকালীন ভবিষ্যতের ফয়সালা করা হবে। দুনিয়ার কোন লোক দাসতৃসীমা অতিক্রম করে 
আল্লাহাত্রোহীতা করেছে, বৈষয়িক স্বার্থ ও সুখ-সুবিধাকে একমাত্র লক্ষ্য বানিয়ে নিয়েছে, আর কে আল্লাহর সম্মুখে 
হিসাব-নিকাশের জন্যে দাড়াতে বাধ্য হওয়াকে ভয় করেছে এবং নফসের অবৈধ খাহেশকে পূরণ করতে অস্বীকার 
করেছে, এ প্রশ্বই হবে সেদিনকার এ ভবিষ্যত ফয়সালার একমাত্র মানদন্ড । বস্তুত যে লোক জিদ্‌ ও হঠকারিতা হতে 
মুক্ত হয়ে পূর্ণ ঈমানদারীর সাথে এ বিষয়ে চিন্তা ও বিবেচনা করে সেইই উপরোক্ত প্রশ্রের নির্ভুল জবাব অতি সহজে 
লাভ করতে পারে৷ কেননা, দুনিয়ার মানুষকে ক্ষমতা ও দায়িতু অর্পণের বৈজ্ঞানিক যুক্তি ভিত্তিক ও নৈতিক দাবীই 
হল এই যে. শেষ পর্যন্ত এরই ভিত্তিতে তার হিসাব-নিকাশ গ্রহগ করা হবে ও তদানুযায়ী পুরস্কার ও শাস্তি দেয়া 
হবে। 

শেষাংশে মক্কার কাফিরদের একটা প্রশ্রের জবাব দেয়া হয়েছে। তাদের প্রশ্ন ছিল, যে কিয়ামতের কথা এত 
জোরের সাথে বলা হচ্ছে তা কবে হবে-কবে আসবে সেই কিয়ামতের দিন? নবী করীমের (সঃ) কাছে এ প্রশ্ন তারা 
বারবার পেশ করতো । এর জবাবে বলা হয়েছে, ঠিক কোন মুহুর্তে কিয়ামত অনুষ্ঠিত হবে, ভা আল্লাহ ছাড়া আর 
কেউই জানে না, আর কেউই বলতে সক্ষম নয়। রসূলের দায়িতৃ শুধু এই যে, তিনি তার নিশ্চিত ও নিঃসন্দেহ আ- 
গমন সম্পর্কে লোকদের শুধু সতর্ক ও সাবধান করে দেবেন । এখন যার ইচ্ছা তার আগমনকে ভয় করে নিজের নীতি 
ও আচরণকে সঠিক করে নেবে । আর যার ইচ্ছা নিভীক হয়ে লাগামছাড়া ঘোড়ার ন্যয় জীবন পরিচালিত করবে। 
কিন্তু আজ যারা এ দুনিয়ার জীবনকেই সব কিছু ও সর্বশেষ যনে করছে, কিয়ামত যখন হবে তখন তারাই মনে 
করবে যে, দুনিয়ায় তো তারা খুব অল্প সময়ই বসবাস করেছে, তার অধিক নয়। কিন্তু এ সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ 
[| জীবনের সুখস্বাচ্ছন্দের জন্যে তারা তাদের চিরকালীন ভবিষ্যতকে কিভাবে চূড়ান্তভাবে বরবাদ করেছে, বরবাদ করে 
| কিই না নিৰ্বুদ্ধিতা করেছে, তা সেদিন তারা নিঃসন্দেহে বুঝতে পারবে! 


তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন কাজ কিংবা, মহাশূন্যে অসংখ্য কোটি গ্রহ-নক্ষত্রসহ বিস্তীর্ণ এই বিরাট | 
] বিশ্বলোক সৃষ্টি করা কঠিন কাজ? যে আল্লাহর পক্ষে এই কাজটি করা কঠিন ছিল না তীর পক্ষে তোমাদেরকে | 


‘ DH) দাস ।' এ হি MYND 2 চা 
মি বন) 


গু 


সপ 


ছে 


ছি] 


রর 


যাতনা 


লৈ) 


লক 
ry oa, 


‘al oN প্রত পর 


625০5590652, ০৭) 
দুই তার রুকু " মক্কী নাধিআত সূরা 
৩৯০) ৬৯৪) eS 
Bp অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
LS ৫ Ed 4৫ All 
৩ ৬, 2 ৬০৯) 5 8088 ৪) এ টি ৩০১১) রি 
জগ বর শপথ (যারা মূদভাবে) জল শপথ (যারা নির্গত AE শপথ 
রি (ফেরেশতাদের ৮৮: করে) ডুবে (ফেরেশতাদের) 


টস Cr CEN CE Ur Cr Cr Cr CECE 


: 04215) ১ oy ৫ লরি ৬৪৮০৬ 
ত ১ র ফুকের) প্রকম্পিতকরবে সেদিন ১4৮ অতঃপর(শপথ) (যারা ক্ষিপ্র) অতঃপর শপথ) 


করে) কর্ম রা অগ্রগমনে অগ্রগামী j) 


oS 6 2539 29 


পপি 


CC 


(কতিপয়) দিল (জারো একটি) তার অনুসরণ 
প্রকম্পন অনুগামী করবে 


মোট আয়াত £ ৪৬ মোট রুকু £২ 
3 দয়াবান মেহেরবান আল্লাহর নামে 
সু) ১। শপথ সেই (ফেরেশতাদের) যারা ডুবে টানে, 
প্র. ২। এবং খুব সহজভাবে বের.করে নিয়ে যায় 2; 
্ ৩ এবং লেই(ফেপতাদেরও বারা বিশ্বলোকে) তত্র গতিতে সীতার কেটে চলে ২। 
| ৪। (হুকুম পালনে) ক্ষিপ্রতা গ্রহণ করে ৩; 
a টিসি বিধান অনুযায়ী) যাবতীয় পা 
এ | ৬। যে দিন কম্পনের ধাক্কা হেলিয়ে দেবে, 
|. ৭। তার পর পরই আসবে আর একটি ধাক্কা 
| ৮। কতিপয় দিল সেদিন ভয়ে কাপতে থাকবে, 
রর 55757775555 
র্‌ ণ করে করে। 
শি] ২। অর্থাৎ খোদার হুকুম পালনে তারা এমন দ্রুত, গতিশীল ও তড়িৎ কর্মতৎপর যে, মনে হয় তারা সাতার কাটছে। 
ঙ ৩। ক্ষিপ্রতায় অশ্নগামী-অর্থাৎ খোদার ইংগিত পাওয়া মাত্রই তাদের প্রত্যেকই তা পালনের জন্য তীব্র অবলম্বন করে। 
রত Ssh cso Hl Ssh SU SSL EAA i a LL htt 


দি Cr CN Cr Cr Nr PC 


তি 


দিন 


১৪১৪ ১৮৮৫ ও ৩১৩৮৫ নি 
3 95353৮৮9৮৮৪ ৫ ৪৪৩ চি] 
অবশ্যইকি তারা বলে Se) তার দৃষ্টিসমূহ 
প্রত্যাবর্তনকারী হবো আমরা 


৫ 


3৮ ৬ 


(এর) প্রতি তোমার (আছে) অতঃপর বিদ্রোহ করেছে নি 
(আগ্রহ) কি বল jl 


৯। তাদের দৃষ্টি সমূহ ভীত ও সন্তুস্ত হবে। 
১০। এই লোকেরা বলেঃ আমাদেরকে কি সতাই পুনরায় ফিরিয়ে আনা হবে? 
১১। আমরা যখন পচা-গলা জীর্ণ অস্থিতে পরিণত হব (তখন)? 
১২। বলতে লাগল, এই প্রত্যাবর্তন তো বড় ক্ষতিকর ব্যাপার হয়ে দাড়াবে ৫।' 
১৩। অথচ এ তো এতটুকু মাত্র কাজ যে, একটি প্রবল আকারের হুমকি পড়বে । 
১৪ । এবং সহসাই তারা উম্মুক্ত ময়দানে উপস্থিত হয়ে পড়বে । 
১৫ । তোমাদের নিকট মৃসা*র ঘটনার খবর পৌছেছে কি? 
১৬। তার রব যখন তাকে তুয়া'র পবিত্র উপত্যকায় ডেকেছিল । 
১৭। ফিরআউনের নিকট যাও, সে সীমালংঘনকারী হয়ে গিয়েছে। 
১৮ । এবং তাকে জিজ্ঞেস করঃ তুমি কি পবিত্রতা অবলম্বন করতে প্রস্তুত? 


৫ অর্থাৎ যখন তাদের জবাব দেওয়া হলো যে হ্যা এইরূপই হবে। তখন তারা বিদ্রুপ করে পরম্পরে বলাবলি করতে লাগলো 
দোস্ত। বাস্তবিক যদি আমাদের ফিরে দ্বিতীয়বার বেঁচে উঠতে হয়, তবে তো আমরা মরেছি!! a 


কিন্তু 
মিথ্যারোপ করলো 


এটা ৬৩৬৬৪ ১৪৭ 27 ড0 ৪ GI 


5৮ 44০ 0) 
রি #2 ৬১ 
রন এর মধ্যে 


শিক্ষা 


১৯। এবং আমি কি তোমাকে তোমার খোদার দিকে পথদেখাবো, যেন (উহার ফলে) তুমি তাকে ভয় করতে 
থাক! 

২০। পরে মুসা (ফিরাউনের নিকট গিয়ে) তাকে বড় নিদর্শন দেখাল৬। 

২১। কিন্তু সে অবিশ্বাস ও অমান্য করল। 

২২। পরে চালবাজি করার মতলবে পিছনে ফিরে গেল! 


ই |, ২৩-২৪ । এবং লোকদেরকে একত্রিত করে তাদেরকে সম্বোধন করে বললঃ আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। 


২৫। শেষকালে আল্লাহ তাকে পরকাল ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন। 
২৬। বস্তুত এমন প্রত্যেক লোকের জন্য এতে বড় উপদেশ রয়েছে যারা ভয় করে৭। 
২৭। তোমাদের সৃষ্টি কি অধিক শক্ত ও কঠিন কাজ, কিংবা আসমান সৃষ্টি? আল্লাহই তো তা নির্মাণ করেছেন । 


৬ “বড় নিদর্শন অর্থ' -লাঠির অজগররূপ ধারণ করা। পবিত্র কুরআনে কয়েক স্থানে এর উল্লেখ আছে। টড 
থা যাহ হকে (71) সমতা ও অযাকর করার তেই গরতিযে দয় কত যে তির bo 


Ariz ৫ প্র ৪৫৮৫ YA be dd পা / 
EH 2 LS ৬৮৮ ৩ ৬ ১৪52 7.১.) 
বের এবং তার রাত অন্ধকারাচ্ছন্ন এবং তা তিনি অতঃপর তার উচ্চতর তিনি উঁচু 
করেছেন সুবিন্যস্ত করেছেন স্তর (ছাদ) করেছেন 


করেছেন 
| aie ৩2 25 3৫৭৯০ ৬১১৩৫ 5০ 5 6 (০ 


তার পানি তা হতে বের করেছেন তা বিস্তীর্ণ এর পরে যমীনকে এবং তার দিবালোক 
করেছেন 


এ (৬ হর্ন 0৬) ৬৬৬ 3 
তোমাদের জীবিকা সামগ্রী তা দৃঢ়ভাবে পর্বতমালাকে এবং তার উদ্ভিদ ও 
জন্য রূপে প্রোথিত করেছেন 


RAL 2 2 ৪৯4 | ০ 2 2 

BUG ABA Ko 5G ৬৫৬৭: 

স্মরণ করবে সেদিন মহা দুর্ঘটনা আসবে অতঃপর 175 
যখন পশুর 


2র্প ৫4৫ 1৫ 2৮ 22 পাঠ পের 7 215 7 

৩০ ৪ ৮ (০2০ ৬১০৫ ১9 রে ৬০০০৯) যঃ 

যে আর তার জন্যে: জাহান্নাম প্রকাশ করা এবং : 
(তার) ব্যাপার যে হবে 


ক্ষকু ৪ ২ 


২৮। তার ছাদ যথেষ্ট উচ্চে তুলেছেন, পরে তার সমতা স্থাপন করেছেন। 

২৯। এবং তার রাত্র আচ্ছন্ন করেছেন, তার দিন প্রকাশ করেছেন। 

৩০। অতঃপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন। 

৩১। তার ভিতর হতে উহার পানি ও উদ্ভিদ, খাদ্য বের করেছেন। 

৩২-৩৩। আর তাতে পাহাড় গেড়ে দিয়েছেন জীবিকার সামগ্রীরূপে তোমাদের জন্য এবং তোমাদের গৃহপা- 
লিত পশুর জন্য ৷ 

৩৪ । অতএব যখন সেই মহা দুর্ঘটনা সংঘটিত হবে ৮ । 

৩৫। যেদিন মানুষ তার সব কৃতকর্ম স্মরণ করবে । 

৩৬। এবং দৃষ্টিমানের সামনে দোযখ উম্মুক্ত করে রাখা হবে। 

৩৭। তখন যে লোক (দুনিয়ায়) খোদাদ্রোহিতা করেছিল। 


পিন 


Cr Crt Prat a রর 


PE a El 


€ 9৬ টি টির ০ রি . LS রর 
9 Sarit 2201৬ ৬৫৪৬৪ ১৩ sd) 


সে ব্যাপারে তা ঘটবে কখন. কিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা (তার) তাই জান্নাত 
সা বাসস্থান (হবে) 


ৰু 6K 1237 4 3 JOEY i 
শুধুমাত্র ৬৮১০৮ তোমার নিকট 559 ডি 


কি 5) এও 42৪৮৯ 
তা দেখবে যেদিন তারা যেন তা ভয় করে 
(মনে করবে) 


TREE yn nan aoe na na nnn anda atl 


= 
| 
ভা 
1৯ 
এ 
Lo 
প্র 


CY 


৩৮ ৷ এবং দুনিয়ার জীবনকে অধিক গুরুত্‌ আরোপ করেছিল। 

৩৯ । এই দোযখই হবে তার পরিণাম । 

৪০ । আর যে লোক নিজের খোদার সামনে দাড়ানোর ভয় করেছিল এবং প্রবৃত্তিকে খারাপ কামনা-বাসনা হতে 
বিরত রেখেছিল। 
. 8১। জান্নীতই হবে তার ঠিকানা । 

৪২। এই লোকেরা তোমাকে জিজ্ঞেস করে, সেই ক্ষণটি কখম.এসে-পৌছবে? 

৪৩। তার নির্দিষ্ট সময় বলা তো তোমার কাজ নয়, 

8৪৪ । তার সম্পর্কে জ্ঞান আল্লাহ পর্যন্তই শেষ। 

৪৫। তুমিতো শুধু সাবধানকারী এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে উহার ভয় করে। 

৪৬। যেদিন এ লোকেরা তা দেখতে পাবে, তখন তারা মনে করবে, (এ দুনিয়ায় অথবা মৃত অবস্থায়) শুধু 
একদিনের বিকেল কিংবা সকাল বেলাই তারা অবস্থান করেছে মাত্র । 


ভরা পর 


27411775778 


Kim'n su wins OE 


সূরার প্রথম শব্দটিকেই এর নাম রূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


তফসীরকার ও হাদীসবিদ্‌ সকলেই একমত হ'য়ে এর নাযিল হওয়ার যে কারণ ও উপলক্ষের উল্লেখ করেছেন তা এই 
যে, একবার নবী করীমের (সঃ) দরবারে মক্কার কিছু বড় সরদার ও সমাজপতি বসেছিল । নবী করীম (সঃ) তাদেরকে ইসলাম | 
| কবুল করবার আহবান দিচ্ছিলেন । ইতিমধ্যে ইবনে উন্মে মকতুম নামক একজন অন্ধ নবী করীমের সামনে উপস্থিত হলেন। [মিঃ 
| তিনি নবী করীমের নিকট ইস্লাম সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাইলেন । এ সময় তাঁর বাক্যালাপ চালু রাখার ব্যাপারে [ই 
ব্যাঘাত সৃষ্টি হওয়ায় নবী করীম (সঃ) অসস্তুষ্ট হলেন এবং তিনি তাঁর প্রতি ভ্রুক্ষেপ করলেন না। এ প্রসংগেই আল্লাহর তরফ 
হতে এই সূরা নাযিল হয়। এ এক এতিহাসিক ঘটনা এবং এ ঘটনার দৃষ্টিতে এর নাযিল হওয়ার সময়-কাল সহজেই নির্দিষ্ট 
করা যেতে পারে। 

প্রথমতঃ এ কথা প্রমাণিত হয়েছে যে, হযরত ইবনে উম্মে মক্তুম নবী করীমের (সঃ) নিকট সেই প্রাথমিক | 
পর্যায়েই ইস্লাম গ্রহণকারীদের মধ্যে একজন । হাফেয ইবনে হাজার হাফেয ইবনে কাসীর প্রমুখ তফসীরকারদছয় স্পষ্ট ভাষায় 
লিখেছেন ৬০৪ ০ =! তিনি মন্কায় প্রাচীন কালেই ইসলাম কবুল করেছিলেন" এবং 45 (41৫ > “তিনি 
প্রাচীন কালে ইসলাম গ্রহণকারীদের একজন (প্রাচীন কালের' অর্থ একেবারে শুরুতে) ।' 

দ্বিতীয়ত ঃ হাদীসের যে- সব বর্ণনায় এ ঘটনা বর্ণিত হয়েছে, তন্মধ্যে কোন-ফোনটি হতে জানতে পারা যায় যে, যে 
সময় এ ঘটনাটি ঘটে তখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন । আবার কোন কোনটি হতে জানা যায় যে এ সময় তিনি ইসলা- 
মের প্রতি আকৃষ্ট হয়েছিলেন মাত্র এবং সত্যের সন্ধানেই তিনি রসূলে করীমের দরবারে উপস্থিত হয়েছিলেন । হযরত আয়েশা 
(রাঃ) বলেন, তিনি এসে বলেছিলেনহ % =)! 41 4৯+) ইয়া রসূলুল্লাহ, আমাকে সত্য ও সঠিক পথ প্রদর্শন করুন । 
(তিরমিযী, হাকেম, ইবনে হাববান, ইবনে জরীর, আবু ইয়ালা)। হযরত ‘আবদুল্লাহ ইবনে “আব্বাস (রাঃ) বলেছেনঃ তিনি 
(ইবনে উম্মে মকতুম) এসে কুরআনের একটি স্সায়াতের অর্থ জিজ্ঞাসা করেছিলেন, 

বলেছিলেনঃ এ! 4৮০ এ ৮৮:4০ 411 ০৯১ ৬. ইয়া রাসূলুল্লাহ 'আল্লাহআপনাকে যে ইলম দিয়েছেন, তা আমাকে 
শিক্ষা দিন' (ইবনে জারীর ইবনে আবু হাতেম) । এসৰ বর্ণনা হতে জানা যার, এ সময় তিনি হযরত মুহাশ্মদ (সঃ)-কে 
আল্লাহর রসূল এবং কুরআনকে আল্লাহর কালাম মেনে নিয়েছিলেন । এ হ'ল একটা দিক অপর দিকে যে সব বর্ণনা রয়েছে, তা 
হতে প্রমাদিত হয় যে, এ সময় তার মনে সত্য সন্ধালের গভীর বাসনা ও আবেগ জেগেছিল ৷ তিনি নবী করীমকে হেদায়াতের (৯5 
উৎস মনে করে তার সমীপে উপস্থিত হয়েছিলেন, তার সেই বাসনা ও আবেগ চরিতার্থ করা-ই ছিল সেখানে আগমনের ও | 
কিছু প্রশ্ন করার মূলে তার উদ্দেশ্য ৷ তার বাহ্যিক অবস্থা হতেও বুঝা যাচ্ছিল যে, তাকে হেদায়াত দেয়া হলে তিনি তা গ্রহণ | 
করতেন ও উপকৃত হতেন । সূরার ৩ নং আয়াত 57 4) এর অর্থ ইবনে যায়দ বলেছেন 4৭) সম্ভবতঃ সে a 
ইসলাম গ্রহণ করতো (ইবনে জারীর) । খোদার নিজের কালামও তাইঃ তুমি কি জান, সম্ভবতঃ সে ঠিক হয়ে যেত; কিংবা ৯ 
নসীহতের প্রতি মনোযোগ দিত এবং উপদেশ দান তার জন্যে কল্যাণকর হ'ত । এবং যে লোক তোমার নিকট নিজেই দৌড়ে [৪ 
আসে এবং যে ভয়ও পোষণ করে তার প্রতি তুমি অমন্যেযোগিতা দেখাও" । এসব-ই এই স্বিতীয় কথার সমর্থক । 


তৃতীয়তঃ নবী করীমের দরবারে এই সময় যারা বসেছিল, হাদীসের বিভিন্ন বর্ণনায় তাদের নায়ের উল্লেখ হয়েছে। 


104৮1 


1 


LOY 


2 
1 


(on On oon tn 


=. 
® 


COR to Sl PR cm nt Sn om xc oC on "lo on Pox ont Tul onl on 


10050 


1৫8 


a 


00014 


৮০ সুরা ২১ পারা ৩০ 
HE: i gE EC PC CC EE EU AN EN yp EE ME go ey yh E 


মেলামেশা চালু ছিল, তখনও তাদের সাথে তার দ্বন্দ ও শত্রুতা এতখানি বৃদ্ধি পায়নি যার দরুন তার নিকট এ 
- লোকদের যাতায়াত ও দেখা-সাক্ষাত বন্ধ হয়ে যেতে পারে । এই সব ব্যাপার হতেই প্রমাণিত হয় যে, এ সূরাটি প্রাথমিক 
অবতীর্ণ সূরা সমুহের মধ্যে একটি । 
বিষয়বস্তু ও মূলবক্তব্য 
বাহাযতঃ শুরু করার ভংগি দেখে মনে হয়, অন্ধ ব্যক্তির প্রতি অমনোযোগিতা ও বড় বড় মাতব্বর-সরদার লোকদের 
প্রতি সাগ্রহ বেশী গুরুত্ব প্রদর্শন করায় এ সূরায় নবী করীমের প্রতি শাসন, তিরস্কারমূলক বাণী অবতীর্ণ হয়েছে । কিন্তু সমগ্র 
সূৱাটি সম্পর্কে সম্যক ও সামগ্ৰিকভাবে বিবেচনা করলে জানা যায়, এ সূরায় মূলত কাফের কুরাইশ সরদারদের প্রতি চরম 
অসন্তোষ প্রকাশ করা হয়েছে। কেননা তারা অহংকার ও আত্মন্তরিতা এবং সত্যবিমুখতার কারণে নবী করীমের দ্বীনি 
দাওআত প্রচারকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছিল । আর সেই সংগে নবী করীমকে দ্বীন প্রচারের সঠিক পন্থা শিক্ষা দেয়া 
হয়েছে। তিনি নবুয়্যতের কাজ সম্পাদনের শুরুতে যেসব পন্থা অবলম্বন করেছিলেন সেগুলোর ভ্রান্তিও বুঝিয়ে দেয়া 
হয়েছে । তিনি একজন অন্ধ ব্যক্তির প্রতি কম আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই সংগে কুরাইশ সরদারদের প্রতি 
দেখিয়েছিলেন অনেক বেশী আগ্রহ ও ব্যাগ্রতা কিন্তু তা এজন্য ছিল না যে, তিনি বুঝি বড় লোকদের সম্মানের প্রতি ও 
অন্ধকে ঘৃণার পাত্র হীন-নগন্য মনে করতেন, আর তার মধ্যে বুঝি নৈতিক বক্রতা পাওয়া যেত, যার দরুন আল্লাহ তার 
প্রতি ক্রোধ প্রকাশ করেছেন । না, ব্যাপার মূলত'ই তা ছিল না, ব্যাপারটির মূল রূপ ছিল ভিন্নতর । বস্তুতঃ কোন মতাদর্শ 
প্রচারক যখন তার প্রচার কার্য শুরু করে তখন স্বাভাবিকভাবেই তার লক্ষ্য আরোপিত হয় এদিকে যে সমাজের প্রভাবশালী 
লোকেবা তা করুল করুক, যেন প্রচারকার্ধ সহজতর হয়। নতুবা সাধারণ, প্রতাব-কর্তৃতৃহীন, অক্ষম ও দুর্বল লোকেরা যদি 
সে আদর্শ পুরোপুরি গ্রহণও করে এবং তা ব্যাপকতাও লাভ করে তবু তাতে মূল ব্যাপারে কোন বড় রকমের পার্থক্যই 
সুচিত হয় না। নবী করীম(সঃ) ইসলাম প্রচার আরম্ভ করলে প্রাথমিক পর্যায়ে প্রায় এ মনোভাব ও এ কর্মনীতি-ই গ্রহণ 
করেছিলেন । আর এর মূলে একান্তিক নিষ্ঠা ও দ্বীনি দা'ওয়াতের উৎকর্ধের প্রতি গভীর আন্তরিকতা-ই ছিল একমাত্র কারণ । 
বড় লোকদের সম্মান ও ছোট লোকদের প্রতি ঘৃণা প্রকাশ কখনো লক্ষ্য ছিল না। কিন্তু তা সত্বেও আল্লাহতা'আলা নবী 
করীম (সঃ)-কে বুঝিয়ে দিলেন যে, ইসলামী আদর্শ প্রচারের এ নির্ভুল ও সঠিক পদ্থ! নয়। বরং ইসলামী আদর্শ ও 
‘দাওআতের দৃষ্টিতে সত্যানূসন্ধিৎসু প্রত্যেক ব্যক্তিই গুরুত্বের অধিকারী, সে যতই দুর্বল প্রভাবহীন ও অক্ষম হোক না কেন, 
দ্বীনি আন্দোলনের দৃষ্টিতে সে একেবারেই গুরুতত্বহীন। এ কারণে বলা হ'ল যে ইসলামী আদর্শ আপনি যত লোককে শুনান - 
মা, কেন, আপনার নিকট আসল লক্ষ্য ও আগ্রহ পাওয়ার অধিকারী তো সেই সব লোক, যাদের মনে সত্য আদর্শ গ্রহণের 
আগ্রহ ও মানসিক প্রস্তুতি রয়েছে । পরক্তু যে সব অহংকারী দাম্ভিক লোক, আত্মন্তরিতার দরুন মনে করে যে আপনি তাদের 
প্রতি মুখাপেক্ষী, আপনার প্রতি তাদের কোন মুখাপেক্ষিতা নেই, কেবল তাদের সম্মুখেই এ দ্বীনী আদর্শের দাওআত পেশ 
করতে থাকা এর উচ্চ ও মহান মর্যাদার পক্ষে 'অত্যন্ত অপমানকর ৷ 


শুরু থেকে ১৬ নম্বর আয়াত পর্যন্ত এ কথাগুলোই বলা হয়েছে। অতঃপর ১৭ নম্বর আয়াত হতে সরাসরি রোষ প্রকাশ 
করা হয়েছে সেই কাফেরদের প্রতি যারা নবী করীমের দ্বীনী দাওআতকে প্রত্যাখ্যান করছিল । এই পর্যায়ে তারা নিজেদের 
নষ্টা, রেয্‌কলাতা ও প্রতিপালক খোদার প্রতি যে আচরণ অবলম্বন করেছিল, তার প্রতি প্রথমে তীব্র অসস্তোষ প্রকাশ করা 
হয়েছে এবং শেষে তাদেরকে সাবধান ও সতর্ক করার উদ্দেশ্যে বলা হয়েছে যে, কিয়ামতের দিন তাদেরকে এ জন্য অত্যন্ত 
ভয়াবহ পরিণতির সন্দৃখীন হতে হবে । | 


পিসি পদে 


la Catt 5 টিক] সে 


সরি হরে 


তে 
টি 


টর958864-8470হ54র 434 কার কর রর তিতির 


5558 


EO OC Er 


EE) 
১ 


১ 


রঃ 


26 


সা 


(Un 


ha 


i 


0) 


0৫ 


hn 


0৪৯ 


মি 


Cha DED 


ররর tabaci baie: 


৮০ সূরা আবাসা ২২ ৃঁ পারা ৩০ 
চক নে | 


2৫4 পপর 2/232 টির 
৬১৮৬১৯ (০) er oll 
EE LET টিটি 


এক তার রুকু মন্ধী আবাসা সূরা বিয়াল্লিশ তার আয়াত 


০৪১৮) ৩৯) ৪১৪ 

অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
রর 2 22 AAS 2রহ ৯৫ বত পা পর্ণ 
Ste ৩ ORME ৩ OG 2 ০৭৪ 


সে হয়তো বিভোর এবং একঅন্ধ তার (কাছে) ৮৮4115৯৮ 
এসেছে 


১০৮০ 


(Ou) 


দাস সে 


01 


ই] GX ১০ ৩1৩4৩ 286 

৪7 

বেপরোয়া হল যে (তার) উপদেশ তাকে অতঃপর উপদেশ গ্রহণ বা 
িিারল টা 


‘oc 


৩ ডঃ ৫ 


vd আর NE 
(তার) 
ব্যাপার 


১0 


Fatal 


81 গৈ) OPO ROR 0 গৈ 


20১০৮০০7৫৮০ 


a 

রর সুরা আবাসা [ মক্কায় অবতীর্ণ ] মোট আয়াত £৪২ মোট রুকু $১ 

হই দয়বান মেহেরবান আল্লাহর নামে E: 
ইত] ১। বেজার মুখ হল ও অনাগ্রহ দেখাল 2 
নু] ২1 এজন্য যে, সে অন্ধ ব্যক্তি তাহার নিকট এসেছে ১ 9s 
হত] ৩। তুমি কি জানো, সে হয়তো পরিশুদ্ধ হত, পি 
টু 8। কিংবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ দান তার জন্য কল্যাণকর হত? ১ 
সদ] ৫। যে লোক উন্নাসিকতা দেখায় 

*] ৬। তার প্রতি তো তুমি লক্ষ্য দিতেছ ; 

পু ৭। অথচ সে যদি পরিশুদ্ধ না হয়, তা হলে তোমার উপর এর দায়িত্ব নাই: 

দন] ৮। আর যে লোক তোমার নিকট দৌড়ে আসে 

রত ৯। এবং সে ভয় করে, 


১। পরবর্তী বাকা সমূহ থেকে জানা যায় বেজার মুখ হওয়া ও অনাগ্রহ প্রদর্শনের এ কাজটি স্বয়ং নবী করীমের দ্বারা 
অনুষ্ঠিত হয়েছিল । এখানে যে অন্ধের কথা উল্লেখ করা হয়েছে তিনি ছিলেন হযরত ইবনে উম্মে যকতুম (রাঃ),হযরত 
gj খাদীজার (রাঃ) ফুফাতো ভাই । মক্কার বড় বড় কাফের সদরিদের প্রতি নবী করীম (সাঃ) ইসলামের দাওয়াত দিতে রত 
2 ছিলেন , (এমন সময় এই অন্ধ ব্যক্তি উপস্থিত হয়ে কিছু প্রশ্ন করতে চান ৷) ঠিক এই সময় কথায় বাধাদান করায় নবী 
মগ ৮৯৮৯৮ 


2 4 সৰ, সৰু হ৫ 
শু ৫ Ae ০5 
(তা স্বরণ করবে) চায় অতএব উ 
তা গ্রহণ করবে যে 
শর্তে পে 2 হন ক ৮০৫৫৫ 


6 Ye টু 2 
(2১ Sines ৩৪০১৪ Bx. 


/ A 
| সততা সম্পন্ন সম্মানিত দূতদের হাতে পবিত্র উচ্চ মর্যাদাসম্পন্ন (যা) সম্মানিত সহিফা 
27 ৮ ALG 


রম 7 বহার 

Gl 55 9 5১ ৩ ০০ ৩9 

কোন থেকে তা অমান্যকারী কতই মানুষ ধ্বংস হোক 
না 


ভি ৫৫ 
চি 
( lo ৮ 4০০৯ 


পথ এরপর 


১০। তার প্রতি অনীহা প্রদর্শন করছ। 

১১। কক্ষণও নয় ২। এ তো এক উপদেশ। 

১২। যার ইচ্ছা তা গ্রহণ করবে। 

১৩। তা এমন সহীফায় লিপিবদ্ধ, যা সম্মানিত, 

১৪ । উচ্চ মর্যাদা-সম্পন্ন পবিত্র-৩। 

১৫-১৬। তা সুসম্মানিত ও নেককার লেখকদের হাতে থাকে ৪। 

১৭। অভিশাপ বর্ষিত হোক এ মানুষদের উপর; এরা কতই না সত্য-অমান্যকারী। 

১৮। আল্লাহ্‌ এ মানুষকে কি জিনিস দিয়ে সৃষ্টি করেছেন? 

১৯। শুক্রের একটি ফোটা দিয়ে আল্লাহ্‌ তাকে সৃষ্টি করেছেন, পরে তার নিয়তি নির্দিষ্ট করেছেন, 
২০। পরে তার জন্য জীবনের পথ সহজ বানিয়ে দিয়েছেন। 


২। অর্থৎ কখনও এরূপ করবে না । যারা খোদাকে ভুলে আছে ও নিজেদের পার্থিব মান-মর্যাদায় ফুলে আছে সেই লোকদের 
প্রতি অসংগত গুরুত্ব দিয়ো না। ইসলামের আদর্শ ও শিক্ষা এমন মূল্যহীন জিনিস নয় যে যারা তার দিক হতে মুখ ফিরিয়ে 
নেয়; তাদের সামনে অনুনয় বিনয় সহকারে তা পেশ করতে হবে । তাছাড়া এই অহংকারী লোকদের ইসলামের দিকে 
আনার জন্যে এমন ভংগী গ্রহণ করা- এমনভাবে চেষ্টা করা তোমার মর্যাদার পক্ষে শোভনীয় নয় যাতে এই লোকেরা মনে 
করবে যে - তোমার কোন স্বার্থ এদের কাছে আটকা পড়ে আছে। তারা যদি ইসলাম কবুল করে তবে তোমার দাওয়াত 
উৎকর্ষ লাভ করবে ; না হ’লে তা ব্যর্থ হবে। সত্য তাদের থেকে ততটাই বেপরওয়া যতটা বেপরওয়া তারা সত্যের প্রতি । 

৩। অর্থাৎ সব রকমের ভেজাল ও মিশাল হতে মুক্ত ও পবিভ্র। এতে বিশুদ্ধ সত্যের শিক্ষা পেশ করা হয়েছে । কোন প্রকারের 
বাতিল এবং নষ্ট ও ভ্রষ্ট চিন্তা-বিশ্বাস বা মতাদর্শ এর মধ্যে অনুপ্রবেশের বিন্দুমাত্র অবকাশ পায়নি ৷ 

৪ । এখানে সেই ফেরেশতাদের কথা বলা হয়েছে যারা পবিত্র কুরআনের লিপিসমূহ আল্লাহ তায়ালার সরাসরি হেদায়েত অনুযায়ী 
লিখছিলেন, সেগুলির সংরক্ষণ ও হেফাযত করছিলেন এবং রসূলুল্লাহ পর্যন্ত সেগুলিকে যথাযথভাবে পৌঁছে দিচ্ছিলেন । 

৫। এখান থেকে রোষ ও অসন্তোষ প্রকাশ করা হচ্ছে সেই কাফেরদের প্রতি যারা সত্যের প্রতি অবজ্ঞা প্রদর্শন করছিল । এর 
পূর্বে সুরার শুরু থেকে ১৬নং আয়াত পর্যন্ত নবী করীম (সঃ) কে সম্বোধন ও উপলক্ষ্য করেই কথা বলা হয়েছে। এবং 
কাফেরদের প্রতি পরোক্ষ ছাবে রোষ-অসস্তোস্ব প্রকাশ করা হচ্ছিল। এর বাচনভংগী ছিল এরূপঃ হে নবী! সত্যের 
সন্ধানকারী ব্যক্তির পরিবর্তে তুমি এ কোন সব লোকদের প্রতি বেশি লক্ষ্য আরোপ করছো? সত্য দ্বীনের দাওয়াতের 
দৃষ্টিতে এদেরতো কোনই মূল্য ও গুরুত্ব নেই। আর তোমার মত মহা সম্মানিত নবী কুরআনের ন্যায় উচ্চ মর্যাদা-সম্পন্ন 
গ্রন্থকে তাদের সামনে যে পেশ করবে এরও যোগ্য তারা নয় |. 


সা 


wn wu su uw nue ne 


৫ পুত 


পাতে. ভা ৫ 
৮১ 29 ৬ © 


597 দেন 5 
(< ৮4 FA ক ও 
€ 5০ ৬ rs হি 
২ যা সে সম্পাদন 
করেছি আমরা 
12 


রর করেছে 

: / ৫১5 2৮৫৮ ৫ রর 32% LE YG তা? 

EE ৩৪ GEE 6৩ ০৪ শি৬৬০ 2৩ 

দি শস্য তার মধ্যে আমরা অতঃপর (খুব) বিদীর্ণ মাটিকে আমরা বিদীর্ণ এরপর রর) পানি 
উৎপন্ন করেছি | করেছি ণ 


পল] ২১। তার পর তাকে মৃত্যু দিলেনও কবরে পৌঁছবার ব্যবস্থা করলেন। 

| ২২। শেষে যখন চাইবেন তিনি তাকে পুনরায় উঠিয়ে দাঁড় করে দিবেন। 

ই] ২৩। কক্ষণও নয়, সে সেকর্তব্য পালন করে নাই যার নির্দেশ-আল্লাহ তাকে দিয়েছিলেন। 

নন ২৪ । তা ছাড়া মানুষ খানিকটা তার খাদ্যের প্রতি দৃষ্টি নিক্ষেপ করুক। 

| ২৫। আমরা প্রচুর পানি বর্ষণ করেছি। 

3| ২৬ । এদিকে মাটিকে বিন্বয়করভাবে দীর্ণ করেছি। 
| ২৭-৩১1 অতঃপর তাতে উৎপন্ন করেছি শস্য, আঙ্গুর, তরি-তরকারী, যয়তুন, খেজুর, ঘন-সন্নিবেশিত বাগিচা, আর ]৯ 
| রকম-বেরকমের ফল ও'উত্ভিদ-খাদ্য। ূ টু 
5 ৩২। তোমাদের জন্য এবং তোমাদের চতুস্পদ জন্তুর জীবিকার সামগ্রীরূপে। 

| ৩৩-৩৬। সবশেষে যখন সেই কান-বধিরকারী-ধ্বনি উচ্চারিত হবে'৬ সেদিন মানুষ নিজের ভাই, 


| : ৬। এহলো সর্বশেষ বারের শিংগায় ফুৎকারজনিত ভয়াবহ আওয়াজ এই শব্দধ্বমিত হওয়ার সংগে সংগেই কিয়ামত সংঘটিত os 


৮০ BS € 43 ০2 


Ao” Leer 


পা ১৫$2০ 


অবস্থা 


পাঠে ৯৫ hd 5৮৫ পর্ণ ৯ টি BGI AEA ১ পা ৯৫ 
Gar ois 5 iY I OES 
বকে সাহা কৰতে in তার উপর সেদিন (অনেক) মুখ এবং প্রফুল্ল (হবে) 


£44753) LLL পাঠ ৮ BLL 

© ৮০৬৬) & jl ০5 ১১০১ © ৯১৩ 

পাপী কাফের তারাই এসব লোক অন্ধকার 
(যারা) 


নর] 


৪ সি) 04088 


("7 
টং 
টু 

0 
০ 

0 
৩. 
a 
ৰ] 
a) 
Cl 


সি) 


হরর 


নিজেয় মা, নিজের পিতা এবং স্ত্রী ও সস্তানাদি থেকে পালাবে । 
| ৩৭। তাদের মধ্য প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় আসবে যে, নিজের ছাড়া আর কারো প্রতি লক্ষ্য 
| ‘থাকার মত অবস্থা থাকবে ন!। 
| ৩৮-৩৯ । সেদিন কিছু কিছু চেহারা ঝক্মক্‌ করতে থাকবে, হাসিখুশিভরা ও সন্তুষ্ট স্বচ্ছন্দ হবে। 
৪০। আবার কতিপয় মুখমন্ডল ধুলি মলিন হবে, 
৪১। অন্ধকার তাকে আচ্ছন্ন করবে । 
৪২। আর এরাই হল কাফের ও পাপী লোক । 


ভি 8210484444457765855 হরর 


চিট হর হরর রর 


এ টিবি ভিতর 


a: 
I 
i 
০) 
শি 


০1-81-8888: 


(০০০7-82-81 


প্রথম আয়াতের ৩১ শব্দ হতে 759৬ গ্রহণ করে তাকেই নামরপে ব্যবহার করা হয়েছে। পর 
আর ১১৮. শব্দের অর্থ 'গটাইয়া দেওয়া হইয়াছে -পেচানো হইয়াছে।' একে নামরূপে গ্রহণ করার তাৎপর্য | 
হলো এ এমন সূরা যাতে পেচানোর কথা বলা হয়েছে। | হত 


নাযিল হওয়ার সময়-কাল 


এতে আলোচিত বিষয়াদি এবং কথার ভংগি দেখে স্পষ্ট মনে হয়, এটা মন্কী জীবনের প্রাথমিক পর্যায়ে 
অবতীর্ণ সূরাসমূহের মধ্যে একটা। 


বিষয়বস্তু ও মূল বক্তব্য :: 

এ সূরায় দু'টি বিষয়ের আলোচনা হয়েছে। একটি হলো পরকাল এবং অপরটি হলো রেসালাত। প্রথম : 
ছ'টি আয়াতে কিয়ামতের প্রাথমিক পর্যায়ের উল্লেখ করা হয়েছে। এ পর্যায়ে সূর্য রশিহীন হয়ে যাবে, নক্ষত্রযালা চর 
ছিন্ন-ভিন্ন ও ইতস্তত বিক্ষিপ্ত হয়ে যাবে, পর্বতসমূহ উৎপাটিত হয়ে শূন্যে উড়তে শুরু করবে, আপনার এবং | 


প্রিয়তম জিনিসগুলোর প্রতিও লোকদের লক্ষ্য থাকবে না। বন-জংগলের জন্ু-জানোয়ার্‌ দিখ্বিদিক জ্ঞান হারিয়ে | 
এক স্থানে একত্রিত হয়ে যাবে, সমুদ্র উদ্বেলিত ও. উচ্ছসিত হয়ে উঠবে। এর পরবর্তী সাতটি আয়াতে | 
"কেয়ামতের দ্বিতীয় পর্যায়ের কথা বলা হয়েছে। এ সময় সব নু নুতন করে দেহের মধ্যে স্থান পাবে, আমলনামা | 
খোলা হবে , অপরাধ সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু হবে, আকাশমন্লের সমস্ত আড়াল-আবড়াল দূর করা হবে এবং | 


বেহেশ্ত-দোজখ সব জিনিসই চোখের সম্মুখে উদঘাটিত ও উদ্ভাসিত হয়ে উঠবে। পরকালের এ চিত্র অংকনের :: 
পর মানুষকে চিন্তা করার আহবান জানান হয়েছে। বলা হয়েছে, সেদিন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কি 
সম্বল নিয়ে এসেছে। 


এরপর 'রেসালাত' বিষয়ে কথা বলা হয়েছে। এই পর্যায়ে মন্কাবাসীদের বলা হয়েছে যে, হযরত মুহাম্মদ [| 
(সঃ) তোমাদের সন্মুখে যা পেশ করছেন, তা .কোন পাগলের প্রলাপোর্তি নয়; নয় কোন শয়তানের প্রতারণাপ্রসূত | 
কথা; 'বরং এ আল্লাহ প্রেরিত এক মহান উচ্চ মর্যাদাসম্পন্ন বিশ্বস্ত পয়গাম বাহকের বর্ণনা বিশেষ। মুহাম্মদ (সঃ) 
উন্মুক্ত আকাশের দূরদিগন্তে দিনের উজ্জ্বল আলোকে নিজ চোখে তা প্রত্যক্ষ করেছেন, এই মহান ও নির্ভুল আদর্শ 
হতে বিমুখ হয়ে তোমরা কোথায় চলে যাচ্ছ? রম 


পা 2 হরি তত 25 


| 
208 2 (Ab 
PAA 


a Dna Pr Ute 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
bb ৩ ৫৬০2 ছি, ০ পর 5.6 2/42 2 
6 ০০ ০৬৯16 28 ৩০৫৫ 24015) IBSI NG) 


চালানো হবে পর্বতমালা যখন এবং ইতস্তত বিক্ষিপ্ত তারকাগুলো যখন এবং গুটানো : সূর্য যখন 
হবে হবে 

নিবে ৮ ২০ 2 পা রে 2 ৫4 এত 2৬১ BCL Add 
7৬21৯) গ ঠ ০১৪০ 17 1১1৯ ০৬০১৬১০ ris ১1 * 
এবং একত্রিত করা হবে বন্য পশুদের যখন ও উপেক্ষিত হবে হি যখন এবং 


0, 
ৰ 


862১০ 


Pa neta nba 


(ul Pol tm bx 


৮. 


2৫ ৫2৫2 কু পু উতর সরু ৩৫ ৫৫:৬০:2৫ 55 

৮৭ Bard) 0১৮ ১ ০ ৬5১ ৮১০৯৭ 13) ১০৮১৪ 
জিজ্ঞাসা করা -জীবন্ত প্রোথিত যখন এবং জুড়ে দেয়া হবে আত্মাসমূহকে যখন এবং প্রজ্ববলিত করা 
হবে কন্যাকে (শরীরের সাথে) হবে 


না 
টে, 


৫ এ 
ধু Cf 4% উট) 8050 alr বি 


সুর 


টন 


0) 


সা) 


90 সস 


Co 


সূরা আত তাকবীর 

[ মক্কায় অবতীর্ণ) 
মোট আয়াত £ ২৯, মোট রুকু £ ১ 
দয়াবান মেহেরেমান আল্লাহর নামে 


০4৮০ 
কির চিএ CC Om রত চির টিন 


১। যখন সূর্য শুটিয়ে দেয়া হবে ১) . 
২। যখন তারকাসমূহ ইতস্তত বিক্ষিপ্ত হয়ে-পড়বে 
৩। যখন পৰ্বতসমূহ চলমান করে দেয়া হবে, 


৪ । যখন দশ মাসের গর্ভবতী উ্্রীগুলোকে তার নিজের অবস্থায় ছেড়ে দেয়া হবে ২, 

৫ । আর যখন সব জন্তু-জানোয়ার চারদিক হতে গুটিয়ে একত্রিত করা হবে, 

৬। এবং সমুদ্র যখন প্রজ্ববলিত করা হবে, 

৭। আর যখন প্রাণগুলোকে (শরীরের সাথে) জুড়ে দেয়া হবে ৩, 

৮ যখন জীবন্ত প্রোথিত মেয়ের নিকট জিজ্ঞাসা করা হবে যে 

১ অর্থাৎ সূর্য থেকে বিচ্ছুরিত হয়ে যে আলোক রশি দুনিয়াতে বিস্তৃত হয় তা সূর্যতে গুটিয়ে দেয়া হবে ও তার বিস্তীর্ণ হওয়া 

বন্ধ হয়ে যাবে। 

২। আরববাসীদের কাছে আসন্ন প্রসবা উটনী থেকে অধিকত্র মূল্যবান সম্পদ আর কিছু ছিল না । এই প্রকার উটনীর খুব বেশী 

| হেফাযত ও দেখাত্ুনা করা হতো । এরূপ উচ্টী থেকে উদাসীন হয়ে যাওয়ার অর্থ - সে সময় মানুষের উপর একূপ কঠিন বিপদ 
আপতিত হবে যে নিজেদের সম্পদের রক্ষণা-বেক্ষণের খেয়াল ও চেতনা পর্যন্ত তাদের থাকবে না ) 

| ৩) অর্থাৎ মানুষকে নতুন করে. 


৮০৮২7800৮০৮ 


0 
Pa Pata Pe tals 


AAO oo 
Clr চিরিক এরি হিরন তত 


১ 


৫) 


0, ০০ 


at 


ie 


** Drala trts 


শে 


১৮৫৮৫ পা উঠে ও পাই 2722 € ডে সা 

গু 19 20 ৩১১৪ ৮৪০৮০1১১০৬০ 

TT ৯৩১১১ 

2 ES ML AA | 22 

৬০৩ 6 5১ 26 ৯015) 28 55252 215 AA উ ৩৫৫ র্‌ 

জানবে নিকটে আনা হবে জান্নাত যখন এবং প্রজ্্বলিত করা জাহান্নাম যা খা জা 
£2 ৮৫১, 22 222 > প্ৰ শিৰ 

০১ ৯ ০১১২৯ ১৯৭10 ০৮০০৩ ot বড 6 n>) রঃ 4 
অদৃশ্যমান. চলমান 8 অদি অতঃপর ' উপস্থিত করেছে যা ডি 


Moore 


৫০ 


PC CS oct 


217 


৯ 
আহ 85২ উজ জব উইল যখন 


৫০ 


COG CU OE 


৯ একা 

ou! 

(এবং সে) 
বিশ্বস্ত 


SU OTE REE 

১০। আর যখন আমলনামা সমূহ উন্মুক্ত হবে, 

১১ । যখন আকাশ মন্ডলের অন্তরাল দূরীভূত হবে, 

১২ । যখন জাহান্নাম প্রজ্জবলিত হবে, 

১৩। আর যখন জান্নাত নিকটে আনা হবে, 

১৪ ডি MASE ETT TT TIE 

১৫-১৬ ৷ পর্তু নয় ৪, আমি শপথ করে বলছি আবর্তনশীল ও লুকিয়ে যাওয়া নক্ষত্রসযূহের, 
১৭। আর রাত্রর, যখন তা বিদায় নিল, 

১৮। আর প্রভাতকালের, যখন তা শ্বাস গ্রহণ করল । 

১৯। তা মূলত এক সম্মানিত পয়গাম বাহকের উক্তি । ৫ 

২০। যিনি অত্যন্ত শক্তিশালী আরশের মালিকের নিকট উচ্চ মর্যর্দাসম্পন্ন । 
২১ । সেখানে তার আদেশ মান্য করা হয় ৬ তিনি আস্থাভাজন, বিশ্বস্ত; 


Moe ne 


Conlon cu ont on ul ol 


100৮000৮907 


7০ 


৪ । কুরআনে যা কিছু বর্ণনা করা যাচ্ছে তা কোন পাগলের প্রলাপ অথবা ক্লোন শয়তানী প্রতারণামৃূলক উক্তি- তোমাদের এ 
ধারনা ও অনুমান ঠিক নয় । 

৫1 এখানে মহান পয়গম্বর (রসূলিন করীম) অর্থ-অহী আনয়নকারী ফেরেশতা; এর পূর্বের আয়াত থেকে এ কথা সূশ্পষ্টররূপে 
জানা যায় । কুরআনকে পয়গামবাহকের উক্তি বলার অর্থ এই নয় যে, এটা সেই ফেরেশতার নিজস্ব কালাম । 'পয়গামবাহকের 
উক্তি' এই শব্দ ক'টি হতে স্পষ্ট বুঝা যায়, এটা সেই মহান সত্তাব সাণী যিনি ফেরেশড়াকে পয়গাম-বাহকর্ূণে পাঠিয়েছেন । 
তি পি গিট 


ence 


fo) 
ht 


Da tn OD 


অভিশপ্ত/ শয়তানের উক্তি তা না এবং কু 
রে 2 টি ৯7 পো 
নি 2৮. বা পাঠ পাঠ 2 ৫ ৬ প ১৮৫ 27 
€ ৬ ৩ ০:১৮ ৯ ৯) ১৯১ LOU AS UWS 
যেচায় তার বিশ্ব জগতের জন্যে উপদেশ এছাড়া তা নয় চলেছ তোমরা অতএব 
জন্যে | 
4 ০৫ ৰ ৫০ CAL 212 ASAI 5 
রা তি হি চে + 
যাচান এছাড়া (যা) তোমরা চাও 
(তা কিছু হয়) 


সুসান TOT 


০ 


হা) 


De 


৮ 


Wo 
0 


(ont *u tn ox hn 


পৃ.) 


০৮৫৫০ 


০ 


২২1 এবং (হে মক্কাবাসী) তোমাদের সঙ্গী পাগল নয়? 

২৩। সে সেই পয়গামবাহককে উজ্জ্বল দিগন্তে দেখেছে । 

২৪ ৷ আর সে গায়েবের ( এই জ্ঞানকে লোকদের পর্যন্ত পৌছাবার) ব্যাপারে কৃপণ নয়। 

২৫। তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়। 

২৬। এতদ্সত্তেও তোমরা কোন দিকে যাচ্ছ? 

২৭-২৮। তা তো সমগ্র জগতবাসীর জন্য একটি উপদেশ,তোমাদের মধ্য হতে এমন প্রত্যেক ব্যক্তির জন্য - যে 
নির্ভুল পথে চলতে চায়। 

২৯ । আর আসলে তোমাদের চাওয়ায় কিছুই হয় না - যতক্ষণ না আল্লাহ রব্বুল আলামীন চান । 


৯৯৬ 


UY 
০6 


8:58 


A 


ha 


4 


৭। সংগী বলতে রসূল করীমকে (সঃ) বুঝানো হয়েছে। 


A xn 


a 
টু 


EY 
a 


10০20 


০ 


Ww 
টস 


00 


Lg, 


oh 


(OC onl Sa I nd BNC Tm Onl ov oC ON Px Sn Cm 


on onc od onc 


Onn on Sn. ont ox. 


ETE 
L000. 


৯০ 


ঠা 


1০ 


| আনার চেষ্টা করা হয়েছে। বুঝাতে চেষ্টা করা হয়েছে, যে মহান খোদা তোমাকে জীবন দিয়েছেন, যার. একান্তিক 


সত্যিই দয়া ও অনুগ্রহই করেন একথা ঠিক; তার অর্থ এই নয় যে, তাঁর ইন্সাফকারীতাকে তোমরা ভয় করবে না। 


08/10/0550 


প্রথম আয়াতের ৮! শব্দ হতে নাম গৃহীত হয়েছে; ইনফিতার' শব্দের অর্থ হলো দীর্ণ হওয়া, ফেটে 
যাওয়া । এরূপ নামের তাৎপর্য এই যে, এটা সেই সূরা যাতে আসমান দীর্ণ হয়ে যাওয়ার কথা উল্লেখিত হয়েছে। 


সস না 


নাযিল হওয়ার সময় কাল 
এ সূরা এবং এর পূর্ববর্তী সূরা 'তাকবীর'-এর বিষয়বস্তু পরস্পর সদৃশ ৷ এ হ'তে বুঝতে পারা যায় যে, এ উভয় 
সূরা প্রায় একই ও কাছাকাছি সময়ে অবতীর্ণ হয়েছে। 


বিষয়বস্তু ও মূল বক্তব্য বিষয়বস্তু ও মূল বক্তব্য 

এর বিষয়বস্তু ও মূল বক্তব্য হলো পরকাল । মুসনাদে আহমদ, তীরমিযী, ইবনুল মুনযির, 'তাবরানী, হাকেম ও 
ইবনে মারদুয়া বর্ণনা করেছেন, হযরত “আন্দুল্লাহ ইবনে" উমর রসূলে করীমের (সঃ) নিঙ্োন্ধৃত কথা বর্ণনা করেছেন 
57657 --1 LED os Sh SEL dh ৮০৮ 

OFC FAVS সি, 

- যে ব্যক্তি কিয়ামতের দিনকে প্রত্যক্ষভাবে দেখতে চায়, সে যেন সূরা আত তাকবীর, সূরা আল ইনফিতার, 
সূরা আল ইনশিকাক্‌ পাঠ করে। | 

এ সূরায় সর্বপ্রথম কিয়ামতের চিত্র অংকন করা হয়েছে এবং বলা হয়েছে যে, এ দিন যখন উপস্থিত হবে তথন 
প্রত্যেক ব্যক্তির সম্মুখে তার নিজের যাবতীয় কৃতকর্ম উপস্থিত হবে৷ অতঃপর মানুষের মধ্যে আত্ম সন্ধিৎ ফিরিয়ে 


পেস ta ata ia aaa brtabatatniataiabatatatatiatabnh 


দয়া ও অনুগ্রহে আজ তুমি সমগ্র সৃষ্টির মধ্যে উত্তম দেহ অঙ্গ -প্রত্যঙ্গের অধিকারী হয়েছ, তাঁর সম্পর্কে এরূপ 
ধোঁকায় তোমরা কেমন করে পড়লে যে, তিনি সত্যিই দয়া ও অনুগ্রহই করেন, সুবিচার ও ইনসাফ করেন না? তিনি 


এরপর মানুষকে কোনরূপ ভুল ধারণায় নিমজ্জিত হতে নিষেধ করা হয়েছে। সাবধান করা হয়েছে এই বলে যে, 
তোমাদের আমলনামা তৈরী করা হচ্ছে। নির্ভরশীল ও বিশ্বস্ত লেখকরা প্রতি মুহূর্তে তোমাদের প্রতিটি কাজ ও 
গতিবিধি লিখে রাখছে। শেষে অতীব বলিষ্ঠ ভাষায় বলা হয়েছে যে, নিঃসন্দেহে কিয়ামত হবে। সেদিন নেককার 
লোকেরা জান্নাতের-সুখ-স্থাচ্ছন্দ্য লাভ করবে এবং পাপী লোকেরা জাহান্নামের আযাবে নিক্ষিপ্ত হবে । সেদিন কেউই 
অপর কারো কাজে আসবে না । আর চূড়ান্ত ফুয়সালার ইখতিয়ার সম্পূর্ণরূপে আল্লাহর হাতে রয়েছে। 


রিট রি রিটের চি 41014154 রি 


০৪৯৯৪) নে 

অত্যন্ত মেহ্রবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
“312 XO LBL এ) 14 পতি পার ্ | 
৬19 5 8৩2 IHN OLE LY NK 


সাগর যখন এবং বিক্ষিপ্ত হবে তারকাসমূহ যখন এবং ফেটে যাবে আকাশ যখন 


x 


৮৮0 
রকি হরর 


ডের 


ian 


nd Pn ox oa on oat on ‘ns Bl a oH) 


0, 


ররর ভি AS Ee ET A 
aU এ চি = © ০০১৯ Jn) 1১ ৬ © ১১৪ 
সেআগে যা প্রত্যেকে জানবে উন্মোচিত করা হবে কবরগুলো যখন এবং বিদীর্ণ করা হবে 
পাঠিয়েছে ব্যক্তি 


FO OR OO 


Cara! 


শা ৩ ৫ পা ৬ তে ন 6৫5 (পহহানপ্র্না ৯ ৩ প্র পে 
যিনি মহান তোমার রবের তোমাকে ধোঁকা কিসে মানষ হে পিছনে ছেড়েছে এবং 
ব্যাপারে দিয়েছে 


সে 


Cox one oA Ox RE 


Ee 
€9, 


000 
Cela বহর 8 


সূরা আল ইনফিতার 
[মক্কায় অবতীর্ণ] 
মোট আয়াত £ ১৯, মোট রুকু £ ১ 


৬ 
A 


CE) 
lg 


10৫0৮ 
LaLa bul টা 08 0 0 ৷ 


১। যখন আকাশমন্ডল চূর্ণ - বিদীর্ণ হবে, 

২। যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, 

৩। যখন সমুদ্রসমূহ দীর্ণ - বিদীর্ণ করা হবে, 

8 । আর যখন কবরসমূহ খুলে দেয়া হবে. ৯, 

. ৫1 তখন প্রত্যেক ব্যক্তিই তার আগের ও পরের সব কৃতকর্ম জানতে পারবে । 

৬। হে মানুষ, কোন্‌ জিনিস তোমাকে তোমার সেই মহান খোদার ব্যাপারে ধোঁকায় নিমজ্জিত করেছে? 


Lo 


৯ 


DK) 


80774 


25860 
irs ba রত রর রি টহিডেররার 


০ 


(Onc ty on ono oo 


সপ 


| Cont 0৮৫৬ 


নেনে 


ভারসাম্য করেছেন 
78 2 ৬ পে ০১ তু ৩৮ 
১০ ৬:০১ ০৯৬৩৩ 
নিশ্চয় এবং শেষবিচারকে তোমরা মিথ্যা ' বরং কক্ষণও নয় তোমাকে গঠন চেয়েছেন (যা) 
হি রে ৯৮ তা পাপা 
৫ নপাই, A dA YY পেত ১৯০৫ Z টি EES Eat 
নিশ্চয় তোমরা কর যা তারা জানে লেখকবৃন্দ সম্মানিত তন্বাবধায়করা তোমাদের 
j (আছে) অবশ্যই উপর 


2 


7 
a! 


০৮8 


৮১ 


১১৮০১ 


08০85) 


গল 27627 


চারি CC নিত 24 2. পণ পচ? 
৬ ৯১ ও Ia ul ১০ পি, (৪ 91১৯] 


দোজখের অবশ্যই পাপাচারীরা নিশ্চয় এবং আনন্দে মধ্যে অবশ্যই পুন্যবান 
মধ্যে (যাবে) (সুখে-শান্তিতে) (থাকবে) ব্যক্তিরা 


৮৮৩ বে পর্ণ 32 ৮ A ১ ৬ Aad VAAL 24, 
৩৩ + Ls 20 পা ০০2 (3৯. 
অনুপস্থিত (থাকতে তা থেকে তারা না এবং বিচার দিনে সেখানে তারা 

সক্ষম হবে) প্রবেশ করবে 


৯০00৯2008৮৭ 


8] 


৮. 
৪ 
a’ 
2 


০ 


৭। যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সুস্থ-সঠিক বানিয়েছেন, তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন 

৮। এবং যে প্রতিকৃতিতে চেয়েছেন তোমাকে সংযোজিত করেছেন ? 

৯। কক্ষণও নয় বরং (আসল কথা হল) তোমরা পুরস্কারকে ও শান্তিতে মিথ্যা মনে করছ ৩ .। 
১০-১২। অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রয়েছে এমন সম্মানিত লেখক যারা তোমাদের প্রত্যেকটি কাজই 
জানেন। 

১৩। নিঃসন্দেহে সত্যপন্থী লোকেরা সুখ-শান্তিতে থাকবে । 

১৪ । এবং নিশ্চয় পাপাচারী লোকেরা জাহান্নামে যাবে । 

১৫-১৬। বিচারের দিন তাত্রা তাতে প্রবেশ করবে এবং তাথেকে কক্ষণই অনুপস্থিত থাকতে পারবে না। 


(onl Oa oC od Ou Dut OR rut ON. 


৫০ 


Cou x 


nC on On bul UC Suk on 


২। অথাৎ এই ধোকার মধ্যে পড়ার কোন যুক্তি- সংগত কারণ নেই । | 

৩। অথ যে কারণে তোমরা ধোঁকায় পড়ে আছো তার পিছনে কোন যুক্তি প্রমান নেই । এ তোমাদের এ নির্বুদ্ধিতামূলক ধা- [৪ 
রণারই ফলশ্রুতি মাত্র । তোমরা মনে করে বসে আছে! £ এ কর্মক্ষেত্রের পরিণামে কর্মফল লাভের কোন ক্ষেত্র নেই । এই [জজ 
ভ্রান্ত ধারণাই ভোমাদেরকে খোদার ব্যাপারে বেখেয়াল, তাঁর ন্যায়বিচার সম্পর্কে নির্ভয় এবং নিজেদের নৈতিক আচার- 


৫৬88 


বি 
ad 


(onl nou oul a onl oN 


ane ee nena nie en pn ne ae Nn wenn mm aed ue 


[EY 


৫৬ ও 
কি তোমাকে কিসে 
সেই জানাবে 


#23242 Fd 42 


০৯) 2 ৮৩৬৭ 
কর্তৃত্ব এবং কিছু 
(করতে) 


৪১2১৩788১81 


(০ 


Mn 


প্র 


০৮৫ 


Ch od "nt om ou oR n(n ul OR nC ol 


(2 


১৭ । আর তৃয়ি কি জানো, সেই বিচারের দিনটি কি? 

১৮। অতপর তুমি কি জানো, সেই বিচারের দিনটি কি? 

১৯। সে দিন যখন কারো জন্য কিছু করায় সাধ্য কারো থাকবে না । সেদিন ফয়সালার চূড়ান্ত ক্ষমতা একমাত্র 
] আল্লাহর ইখতিয়ারেই থাকবে । 


62028: 


৮৫৮৪০৮৫ 


আশা খা হা আআ হা শী হত 


দত পন কপ নাত বতা গস শত দশ সার 


সূরা আল মুতাফ্ফিফীন 


প্রথম আয়াতের ০০4 05 তে 


নাযিল হওয়ার সময়-কাল | 
এ সূরার লাচন ভংগী ও বিষয় বস্তু হ'তে স্পষ্ট জানা যায় যে, এ সূরাটি মক্কী জীবনের প্রাথমিক পর্যায়ে নাযিল [ 
হয়েছিল। এ সময় মক্কাবাসীদের মন-মগজে পরকালের বিশ্বাস বদ্ধমূল করার উদ্দেশ্যে পরপর কয়েকটি সূরা অব- | 


তীর্ণ হয়। মক্কাবাসীরা যখন মুসলমানদের প্রতি পথে-ঘাটে, হাটে-বাজারে ও মজলিস-বৈঠকে ঠাত্টা-বিদ্রুপ | 
করতো এবং তাদের অপমান ও লাঞ্চনা করতে শুরু করেছিল, কিন্তু অত্যাচার, যুলুম, দৈহিক নিপীড়ন ও মারপিট | 


তখনো শুরু করেনি. ঠিক সেই সময়ই বর্তমান সূরাটি নাযিল হয়। কোন কোন মুফাস্সীরের মতে এ সূরাটি টি 


মদীনায় নাযিল হয়েছে। আসলে এ একটা ভুল ধারণা শ্রবং ত্র ভুল ধারণার কারণ হলো হযরত ইব্নে আব্বাস | 


(রাঃ) বর্ণিত একটি হাদীস হাদীসটিতে বলা হয়েছে, ‘নবী করীম (সঃ) যখন মদীনায় উপস্থিত হলেন, তখন চু 
এখানকার লোকদের মধ্যে ওজন ও মাপে কম করার ও ঠকাবার রোগ ব্যাপক হয়ে দেখা দিয়েছিল। তখন | 
আল্লাহতা'আলা ১541) 055 নাযিল করলেন। এরপর লোকেরা ঠিক ঠিকভাবে ওজন ও পরিমাপ 
করতে শুরু করে (নাসায়ী, ইব্নে মাজাহ্‌, ইবনে মারদূয়া, ইবৃনে জরীর, বায়হাকী)। চু 
কিন্তু ইতিপূর্বে সূরা দাহর-এর ভূমিকায় বলেছি, সাহাবা ও তাবেঈন সাধারণত কোন আয়াত কোন বিষয় বা | 
ব্যাপারের সঙ্গে খাপ খেলে অমনি বলতেন এটা অমুক ব্যাপারে নাযিল হয়েছে। যদিও আসলে আয়াতটি ঠিক সে 
বিষয় বা ব্যাপার উপলক্ষে নাযিল হয়নি। কাজেই ইব্‌নে আববাস বর্ণিত হাদীস হতে শুধু এতটুকুই প্রমানিত হয় | 
যে, হিজরতের পর নবী করীম (সঃ) মদীনায় উপস্থিত হ'য়ে লোকদের মধ্যে উল্লেখিতরূপ বদঅভ্যাস দেখতে 
পেয়ে এ সূরাটি পড়ে শুনিয়েছিলেন। এতে তাদের এই বদঅভ্যাস দূর হয়ে যায়। ্‌ রন 
নর বিষয়বস্তু ও মূল বক্তব্য :: 
টু] এ সূরার মূল বিষয়বস্তু পরকাল.। প্রথম ছ'টি আয়াতে কাজ-কারবারে নিয়োজিত লোকদের মধ্যে সাধারণ ও | 
ব্যাপকভাবে অবস্থিত বেঈমানীর সমালোচনা করা হয়েছে। তারা অন্যদের নিকট হ'তে গ্রহণকালে পুরোমাত্রায় | 
মেপে ও ওজন করে গ্রহণ করতো; কিন্তু অন্যদের দেবার সময় ওজন ও মাপে প্রত্যেককে কিছু কম অবশ্যই Ek: 
দিতো । বর্তমান সূরার প্রাথমিক ছ'টি আয়াতে এরই প্রতিবাদ এবং এরই মন্দতা ও বীভৎসতা বর্ণিত হয়েছে। FR 
তদানীন্তন সমাজের অসংখ্য দোষ-ক্রটির মধ্যে এটা ছিল একটা অত্যন্ত মন্দ দোষ৷ একে দৃষ্টাস্তত্বরূপ উল্লেখ করে | 
বলা হয়েছে যে, পরকাল সম্পর্কে উপেক্ষা ও উদাসীনতাই হচ্ছে এর মূল কারণ । একদিন অবশ্যই আল্লাহর সম্মুখে 
হাযির হ'তে হবে, এবং কড়া-ক্রান্তির হিসাব দিতে হবে, এ বিশ্বাস যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়-মনে বদ্ধমূল না চু 


হবে, ততক্ষণ পর্যন্ত কোন লোকের পক্ষেই বৈষয়িক কাজ-কর্মে সততা ও বিশ্বস্ততা রক্ষা করে চলা কিছুতেই | 


সম্ভবপর হতে পারে না । সততা ও বিশ্বস্ততাকে কেউ ভালো ‘পলিসি’ মনে করে ছোট-খাটো ব্যাপারে তা পালন ‘; 
করলেও করতে পারে এ বিচিত্র নয়; কিন্তু সেই-ই যখন অন্য কোন ক্ষেত্রে বেঈমানী ও দুর্নীতিকেই ভালো ‘পলিসি’ | 


মনে করবে, তখন তার পক্ষে সততা রক্ষা করা সম্ভব হতে পারে না। বস্তুত মানুষের চরিত্রে স্থায়ী বিশ্বস্ততা ও [| 


সততা কেবল মাত্র আল্লাহর ভয় ও পরকালের প্রত্যয়ের ফলেই আসতে পারে। কেননা এরূপ অবস্থায় সততা ও 


{pwns woe‘ ese 


mn 


চু 
হং 
জা 
ই 
is ll 
bal 
রি 
ior Hl 
ক 
=, 
a 
টে 
2. 
সী) 
a 
cL 
Ll 
Eo 
ন 
তা 
রে 
প্র 
2) 
Ly 


‘u's aus 


1০882498518 


০4০88085810 


‘annem 


Can, 


বিশ্বস্ততা কোন পলিসি নয়, এঁকান্তিক মানবিক কর্তব্য হয়ে দাঁড়ায় এবং তার ওপর স্থায়ী ও অবিচল হয়ে দাঁড়িয়ে 


থাকা দুনিয়ায় এ নীতির সুবিধাজনক কিংবা অসুবিধাজনক হওয়ার উপর নির্ভরশীল হয় না! 


নৈতিক চরিত্রের সাথে পরকাল বিশ্বাসের যে গভীর সম্পর্ক রয়েছে তা মর্মস্পর্শী ভাষায় স্পষ্ট করে বলার পর ৭-১৭, 
নম্বর পর্যস্তকার আয়াতে বলা হয়েছে যে, পাপী লোকদের আমলনামা প্রথমেই অপরাধপ্রবণ লোকদের খাতায় 
(9190 1191) লিখিত হচ্ছে এনং পরকালে তাদেরকে ভয়াবহ ধ্বংসের সন্মুখীন হতে হবে । এর পর ১৮-২৮ নম্বর 
আয়াতে সৎলোকদের অতীব উত্তম পরিণতির কথা বলা হয়েছে, সে সঙ্গে এ কথা বলে দেয়া হয়েছে যে, তাদের 
আমলনামা উচ্চ মর্যাদাসম্পন্ন লোকদের খাতায় লিপিবদ্ধ-হচ্ছে। আর এ লেখনের কাজে আল্লাহর নিকটবর্তী 
ফেরেশতারা নিযুক্ত আছে। | 

শেষে ঈমানদার লোকদের সান্তনা দেয়া হয়েছে, সেই সংগে কাফেরদেরকে সাবধান করা হয়েছে এই বলে যে, 
আজ যারা ঈমানদার লোকদের অপমান ও লাঞ্চনা করছে কিয়ামতের দিন এই অপরাধীরা নিজেদের এহেন 
আচরণের অত্যন্ত খারাপ পরিণতি. দেখতে পাবে এবং এই ঈমানদার লোকরাই এই পাপীদের খারাপ পরিণতি 
দেখে নিজেদের চক্ষু শীতল করবে । 


রনি নিরিবিলি 


বু উহ 20 ০ এজ 
rag ‘BREE তির 


এ, 


পাস, হা পরকিই। 232 


৩৪৪০) Bs (ar) 

মক্কী যুতাফ্ফিফীন ন সূরা . ছব্রিশ তার আয়াত 
OSH ১৮ ৮1 491৮১ 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 


N 
১ 


AI wl PI3w 
ee 


2 ৫ 319১2301908 


গু 
চিনি, Pd 


ও 
এ ৫ 


টা 

bd 

et\ 
৬ 


চি 


SEE 


3 


তোমাকে কিসে এবং কয়েদখানার অবশ্যই পাপীদের আমলনামা নিশ্চয় 
বুঝাবে মধ্যে (আছে) , 


সূরা আল মৃতাফ্্‌ফিফীন 
[মক্কায় অবতীর্ণ) 

মোট আয়াত $ ৩৬ মোট রুকু ৪ ১ 

দয়াধান মেহেরবান আল্লাহর নামে 
১। ধ্বংস হীন ঠকবাজদের জন্য 
২-৩। যাদের অবস্থা এই যে, লোকদের থেকে গ্রহণের সময় পুরাষাত্রায় গ্রহণ করে; কিন্তু তাদেরকে যখন 
ওজন বা পরিমাপ করে দেয় তখন তারা কম করে দেয়' 
৪-৫। এই লোকেরা কি বোঝেনা যে, একটা মহাদিলে ১ তাদেরকে উঠিয়ে আনা হবে? , 
৬। তা সেদিন, যখন সমস্ত মানুষ রব্বুল আলামীনের সামনে দাঁড়াবে । 
৭.। কক্ষণই নয়,+ নিশ্চয় পাপী লোকদের আমল-নামা “কয়েদখানা'র দফতরভূক্ত হয়ে আছে। 
৮। তুমি কি জানো সে কয়েদখানার দফতর'্টা কি? 


১। কিয়ামতের দিনকে মহাদিন বলা হয়েছে, কারণ এই দিনে সমস্ত মানুষ, ও জিনের হিসাব-নিকাশ খোদার আদালতে 
একই সময় গ্রহণ করা হবে, এবং শান্তি ও পুরক্কারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফায়সালা করা হযে। 
২1 অর্থাৎ দুনিয়ায় এই ধরণের অপরাধ করার পর তাহাদেরকে এমনিই ছেড়ে দেয়া হবে-তাদের এ ধারণা ভুল । 


প্র an asnan হই 2 জ- হা) 
নিক ক্লিপ 3 


[ঁিতগাজনিশজলিিজহলহি্ভলিকলজএললতন্টতাকাব্যাল লি লিল ল্‌ Sa 
বু জন বি = রও শত তি তত শত হজশিঅত তাজ তল = IEEE EEE ETRE i হি শি a ona Ee 


2 ‘ পা চা 25 > 
2 ৩%১৫৫ রি 9 9৩১৫৩ ১৮০: 829 29 ৮ 
করে 
95০ HOE Fes 


পাঠ করা যখন পাপী 75 প্রত্যেক হা রি মিথ্যারোপ না এবং. বিচারের 

হয়, করে 2 ১৮ 

de ০7০৩5 5৫802 ৷ 755 08 ৩1. ঞ৩ 

উপর না বরং কক্ষণ পূর্ব কালের oo বলে আমাদের তার উপর 
না লোকদের উপকথা এ 


2/ 22% ১৪ 
976 ৩০১৪ ১৩ ৫৯৮৫ 1৯ 


তাদের রবের থেকে নিশ্চয় কক্ষণ তারা আয় করতেছিল যা 


রে 


১5১ 2/৫ 


৬) 2৩ ৩৮৪ 


bes অতপর তারা দর্শন বঞ্চিত 
হবেই 


৯। একখানা কিতাব-লিখিত । 

১০। সে দিন মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য ধ্বংস অনিবার্য । 

১১। যারা বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপন্ন করে। 

-১২। আসলে সে দিনটিকে কেহই মিথ্যা মনে করেনা-করে কেবল সেই ব্যক্তি যে সীমা লংঘনকারী পাপী। 
১৩। তাকে যখন আমাদের আয়াত শুনানো হয় ৩ তখন বলে, এ তো আগের কালের লোকদের কাহিনী । 
১৪ । কক্ষণই নয়, বরং এই লোকদের দিলের উপর তাদের পাপ কাজের মরিচা জমে গিয়েছে। ৪ 

১৫। কক্ষণই নয়,নিঃসন্দেহে সেদিন এই লোকদেরকে তাদের খোদার দর্শন লাভ থেকে বঞ্চিত. রাখা হবে, 
১৬। পরে তারা জাহান্নামে নিপতিত হবে । 

১৭। অতঃপর তাদেরকে বলা হবে যে, এ সেই দিন যাকে তোমরা মিথ্যা মনে করেছিলে । 


৩। অর্থাৎ সেই সব আয়াত যাতে প্রতিফল-দিবসের সংবাদ দে. হয়েছে। 

৪ । অর্থ শাস্তি ও পুরস্কার দানের ব্যাপারটিকে অমূলক উপকথা মনে করার কোন যুক্তি নেই। কিন্তু যে কারণে তারা এ 
ব্যাপারকে অনূলক মনে করে তা হচ্ছে-এদের পাপ কাজের মলিনতা এদের যন-মগজকে পূর্ণরূপে আচ্ছন্ন করে রেখেছে 
এজন্য একান্ত যুক্তিসংগত কথাও তাদের কাছে যুক্তিহীন গল্প-কথা মনে হচ্ছে। 


on x x Tl oH 


রর 


hs ¢ (tx জজের |) ha hu (on Pn") ond To Sd al Tl Spd a oC © 5 Tn ou ond ON বত ci i GB 


1, 


উচ্চ মর্যাদা অবশ্যই নেক আমলনামা লি কক্ষণ 

ই সম্পন্ন দেফতরে) টি লোকদের না 
০৮১ ডা 22 ০৫ G1! A 2০ 
91229) 91 STS HUGE OA; 2 
তা রক্ষণাবেক্ষণ চিহ্নিত খাতা উচ্চমর্যাদা 

করছে সম্পন্ন দেফতর) 


A ACE টে 

৬ 663৫ SBN ৫০5 Gs ক 
মধ্যে তুমি তারা দেখবে উচ্চাসস উপর নিয়ামতের অবশ্যই মধ্যে 
চিনবে চা _ (থাকবে) 


25 24৫ পাব ৫ পা হু 
রঙ 


77517 চি) 
2 2 $52£৯ ৬:৯৮ ৩৪ ০৯৮০ শু? ৪৬৮০) 
তার মোহর মোহর রুরা- i) হতে তাদের পান রি ওজ্ঘবল্য 


১৮ । কক্ষণই নয় ৫। নেক ব্যক্তিদের আমল-নামা “উচ্চমর্যাদাসম্পন্ন লোকদের দফতরে’ রয়েছে । 

১৯। আর তুমি কি জানো, কি সেই “উচ্চমর্ধাদা-সম্পন্ন লোকদের দফতর"? 

২০। তা একটি সুলিখিত কিতাব, 

২১। নিকটবর্তী ফেরেশতারাই তার রক্ষণাবেক্ষণ করছে। 

২২। নিঃসন্দেহে নেক লোকেরা অফুরন্ত নি'আমতের মধ্যে থাকবে 

২৩। উচ্চ আসনের উপর আসীন হয়ে দৃশ্যাবলী দর্শন করতে থাকবে । 

২৪ । তাদের মুখাবয়বে তোমরা স্বাচ্ছন্দ্যের ওজ্জবল্য অবলোকন করবে । 

২৫। তাদেরকে উত্তম-উৎকৃষ্ট মুখ বন্ধ শরাব পান করানো হবে। 

২৬। তার উপর মিশ্ক-এর সিল লাগানো থাকবে । যে সব লোক অন্যান্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে 
চায় তারা যেন এই জিনিস লাভের জন্য প্রতিযোগিতায় জয়ী হতে চেষ্টা করে। 


২৭। সেই শরাব তাসনীম ৬ মিশ্রিত হবে। 


৫1 অর্থাৎ কোনরূপ বিচার-আচার ও শাস্তি পুরস্কার হবে না" বলে তাদের যে ধারণা তা সম্পূর্ণ মিথ্যা। 


৬। “তাসনীম'-এরর অর্থ উচ্চতা । কোন ঝর্ণাকে তাসনীম বলা অর্থ -তা উচ্চস্থান থেকে প্রবাহিত হয়ে নীচের দিকে অবতরণ 
করছে। 


ba a 0 


10০010৯171৮ OR OM PH PE 


My gE PC UC COU CO CC Ce CC ee Cee CC 


L SSS a 


৮৩ সূরা আল সুতাক্ফিকান ৩৯ - পারা ৩০ 


[তত অ - ৮-৬-০ -৩-৬-০-০০৬ ১০০০১৯৬০৬০৬০০) LLL OLS TS 


=~ পে oN তে 


2৮6৮ ১৮৮৩ পাও টি 
2005 HE AGH 3১৩ 52 ঞ SE 


যারা সাথে তারাছিল অপরাধ যারা নিশ্চয় কি পান করবে 


করেছে 
০ ন ৰ ্ i 
g2 15৮5 19 রা 
তারা কটাক্ষ তাদের পার্খব অতিক্রম যখন এবং বিদ্রপকরত ঈমান এনেছে 
দিয়ে করত (তাদের সাথে) 
পু ০৯ দে পক 22 
59 ৫ ৪১ 1545) ১৬১৮ এ) 1০455 
এবং উর তারাফিরে তাদের দিকে ফিরে যেত 
যেতো পরিজনের 


32:57 ্ ৫৮ A C2491 Ne 
৩2৯১৯ ৮৪০ 3) ৬ 282 55 ও) 1 
তত্বাবধায়ক তাদের উপর পাঠানো হয়েছে না এবং বিভ্রান্ত অবশ্যই এসব লোক নিশ্চয় তারা 
: €কাফেরদেরকে) বলত 
৫৩০ ৮৮2 


₹ রা 2 


উপর পছা করে কাফেরদের সাথে ঈমান (সেদিন) আজ অতএব 
এনেছিল যারা 


৫৪৫6৪ ৬ এ SF 35৬৫7 
তারা করতেছিল যা কাফেরদের সওয়াব: কি তারাদেখবে 
দেয়া হল 


২৮। এটা একটা ঝরণা যার পানি পান করবে নৈকট্যাশীলগণ। 

২৯। পাপী লোকরা দুনিয়ায় ঈমানদার লোকদের প্রতি ঠাষ্টাবিদ্রুপ করত। 

৩০ । তাদের পাশ দিয়ে যখন তারা অতিক্রম করত, তখন কটাক্ষ করে তাদের প্রতি ইশারা করত । 
৩১। নিজেদের ঘরে যখন ফিরে যেত তখন তারা সুখ-সন্তোগ সহকারে ফেরত । 

৩২; আর যখন তাদেরকে দেখত তখন বলত, এরা বিভ্রান্ত লোক । 

৩৩ 1 অথচ তাদেরকে "তাদের ব্যাপারে রক্ষণাবেক্ষণকারী বানিয়ে পাঠানো হয়নি । 

৩৪ । কিন্তু আজ ঈমানদার লোকেরা কাফেরদের উপর হাসছে। 

৩৫ । বিশেষ আসনে বসে তাদের অবস্থা অবলোকন করছে। 


৩৬। কাফেররা তাদের কৃতকর্মের 'সওয়াব' পেল তো ৭? 
৭। এই বাক্যাংশে এক সুষ্ষ-বিদ্রপ নিহিত আছে। মুসলমানদেরকে কষ্ট দেয়া কাফেররা একটা পূণ্য কাজ বলে বিবেচনা 


করতে! । এজন্য এখানে বলা হয়েছে - পরকালে মু'মিনেরা আনন্দ সহকারে জান্নাতের মধ্যে অবস্থান ক'রে জাহান্নামে মি 
কাফেরদেরকে দ্ধ হতে দেখে মনে মনে বলতে থাকবে - এদের কাজের বেশ চমৎকার পৃণ্যফল এরা প্রান্ত হচ্ছে। দি 


০০8 


CREB HH LH NSD, mn ln mR ER 


Moo oe oC OD 


| ছে 0০68070058/5117189,1,40-89,40,82517-4/668/-0/815,6 
‘5 
4 


তাৎপর্য এই যে, এ সেই সূরা যাতে আকাশ মন্ডলের দীর্ণ হওয়ার কথা উল্লেখিত হয়েছে। 
নাখিল হওয়ার সময় কাল 


এ সূরাটিও মন্ধীজীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরা সমূহের অন্যতম ৷ এতে আলোচিত বিষয়াদি হ'তে: 
প্রমাণিত হয় যে, এ সূরা নাযিল হওয়ার সময় পর্যন্ত মুসলমানদের ওপর কাফেরদের যুল্ম-পীড়ন শুরু হয়নি । | 
অবশ্য কুরআনের আদর্শ ও আহ্বানকে মক্কায় প্রকাশ্যভাবে মিথ্যা মনে করা হচ্ছিল এবং কোন সময় যে কিয়ামত 
হ'তে পারে এবং তাদেরকে হিসাব-নিকাশের জন্যে খোদার সম্মুখে উপস্থিত হ'তে হবে, এ কথা সতা বলে মেনে রহ 


নিতে মর্কার কাফেররা স্পষ্ট অস্বীকার করছিল । 


আলোচ্য বিষয় ও মূল বক্তব্য ‘EK 


কিয়ামত ও পরকালই- এর মূল আলোচ্য বিষয় প্রথম পাচটি আয়াতে কেবল কিয়ামতের পরিস্থিতির কথাই 


বলা হয়নি; তা যে নিঃসন্দেহে সত্য এবং অবধারিত, তার যুক্তিও দেয়া-হয়েছে। কিয়ামতের পরিস্থিতি বর্ণনা চু: 


প্রথম আয়াতের শব্দ 2১2০১] হ'তে গৃহীত ৷ ইন্শিকাক' ' 0251 অর্থ দীর্ণ হওয়া । এ নামের | 


প্রসংগে বলা হয়েছে, সেদিন আসমান দীর্ণ হবে, যমীন সম্প্রসারিত করে সমতল বানিয়ে দেয়া হবে । মাটির গর্ভে নে? 


যা কিছু লুকানো রয়েছে (মৃত মানুষের দেহাবশেষ এবং তাদের আমলের প্রমানাদি), তা সবই বাইরে নিক্ষিপ্ত হবে ৷: 
শেষ পর্যন্ত সেখানে কিছুই থাকবেনা । এর প্রমাণ স্বরূপ বলা হয়েছে যে, আসমান ও যমীনের প্রতি এটাই হবে 


আল্লাহর নির্দেশ । আর উভয়ই যেহেতু আল্লাহর সৃষ্টি, এ জন্যে তাঁর নির্দেশের বিরুদ্ধতা বা অমান্য করা তাদের 
পক্ষে সম্ভব হবে না। আল্লাহর নির্দেশ পালন করাই তাদের জন্যে বাঞ্ছনীয় । 

অতঃপর ৬-১৯ নম্বর পর্যস্তকার আয়াতে বলা হয়েছে যে, মানুষের মধ্যে এর চেতনা, থাকুক আর নাই থাকৃক- 
তাদের আল্লাহর সম্মুখে উপস্থিত হবার দিকে তারা-ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক- তীব্র গতিতে চলে যাচ্ছে। 


কোনরূপ কঠিন হিসাব-নিকাশ ছাড়াই তাদেরকে ক্ষমা করা হবে। দ্বিতীয় ভাগের লোকদের আমল-নামা তাদের 


লাভ যতটা নির্ভুল ও সন্দেহাতীত, এ ব্যাপারটিও তেমনিই নিশ্চিত ৷ 


অতঃপর সব মানুষ দু'ভাগে বিভক্ত হবে। এক ভাগের লোকদের ডান হাতে তাদের আমলনামা দেয়া হবে এবং ' 


পিছনের দিক হ'তে সামনে ফেলে দেয়া হযে । যেকোন ভাবে তাদের মৃত্যু আসুক .এটাই হবে তাদের মনের: | 
একমাত্র কামনা ৷ কিন্তু মৃত্যুতো নেই, তাদেরকে জাহান্নাষে নিক্ষেপ করা হবে। তারা যেহেতু দুনিয়ায় একটা বড় - 
ভুল ধারণার বশবর্তী হ'য়ে পড়েছিল । তারা মনে করে নিয়েছিল যে, জবাবদিহির জন্যে কখনই খোদার সম্মুখে : 
হাজির হ'তে হবেনা । তাদের. এরূপ পরিণাম হবে ঠিক এ কারণেই । কেননা, আল্লাহতো তাদের সব আমলই পু 
দেখছিলেন। তাদের আমলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ হ'তে তাদেরকে অব্যহতি দেয়ারও তো কোনই কারন নেই ৷ 
দুনিয়ার জীবন হ'তে পরকালের শান্তি ওপুরক্কার পর্যন্ত প্রতিটি স্তরে ও পর্যায়ে তাদের উপস্থিতি সন্দেহাতীত 
ব্যাপার । সূর্যাস্তের পর রঙীন উষার উদয়, দিনের অবসানে রাতের আগমন, তাতে মানুষ ও গৃহপ্রলিত চতুষ্পদ “টি 
জত্তুগুলির নিজ নিজ আশ্রয়ে ফিরে আসা এবং চত্্রের প্রথম হাসুলির আকার হ'তে ক্রমবৃদ্ধি পেয়ে পূর্ণ চন্দ্রের রূপ 


কাফেরদেরকে শেষের আয়াতে মর্মান্তিক আকারের আগাম খবর দেয়া হয়েছে। অন্যদিকে যারা ঈমান এনে নেক, | 
আমল গ্রহণ করে তাদেরকে বে-হিসাব সুফল দানের সুসংবাদ দেয়া হয়েছে৷ Je 


০৪৯৯%। ৯০ ১৮৪ 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 


2৫2 Aut উদররর EIA / 
58582 এ রি ৩১১) soc 266) 1১1 


এটাই তার ও তার রবের সে নির্দেশ এবং বিদীর্ণ হবে আকাশ যখন 
জন্যে যথার্থ পালন করবে 


রা 2 25 > TN 2 


৬4 “oC DC nd “J Da Od Su Dad on Ou ie 


L) ১) 


9 


67500০79000 


রর অতঃপর তার (সাথে) 
মোট আয়াত £ ২৫ মোট রুকু’ £ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


সস 


১. যখন আসমান বিদীর্ণ হবে 

২. এবং স্বীয় খোদার নির্দেশ পালন করবে, আর তার জন্য ইটাই যথার্থ (যে, নিজের খোদার নির্দেশ মানবে), 
৩. যমীন সম্প্রসারিত করা হবে ১, 

৪. এবং তার গর্ভে যা ফিছু আছে তা সব বাইরে নিক্ষেপ করে শূন্য হয়ে যাবে ২. 

৫. তা করে তার রবেরই নির্দেশ পালন করবে, জার তাই তার জন্য বাঞ্ছনীয় (যে তা পালন করে)। 

৬. হে মানুষ। তুমি তীব্র আকর্ষণে নিজের রবের দিকেই চলে যাচ্ছ এবং তার সাথেই সাক্ষাৎ করবে। 


১। যমীন সম্প্রসারিত করার অর্থ-সমুদ্র ও নদী ভর্তি করে দেয়া হবে, পর্বত চুর্ণ-বিচূর্ণ করে ছড়িয়ে দেয়া হবে ও পৃথিবীর [১ 
সব বন্ধুরতা ও অসমতলতা একাকার করে স্নমতল-প্রাস্তর' বানিয়ে দেয়া হবে । | a 

২। অর্থাৎ যত মৃত মানুষ তার গর্ভে পতিত হয়ে আছে সে- সবকে সে বাইরে নিক্ষেপ করবে । অনুরূপভাবে মানুষের ০: 
কৃতকর্মের যত সাক্ষ্যপ্রমাণ তার মধ্যে বর্তমান থাকবে তা সবই সম্পূর্ণরূপে বহির্গত হয়ে আসবে । কোন জিনিসই তার | 
মধ্যে লুকায়িত বা চাপা দেয়া থেকে যাবে না ৷, 


টে, 


এতে ছ। 


পা 


৯৪ 
2 
০ 
৯ 
৩ 
নু 
০ 
a 
ডা 
ডা 
2 
৯ 
ফী 
a2 
1 
5 
3 
2) 
5 
৩ 
a 
০ 
F 
৩ 
3 
i 
রর 
০ 
2 
৩ 
5 
তি 
৪ 
০ 
2 
০) 
3 
নু 
ও 
৪ 
৩ 
ন 
্ 
2 
তে 
2 
3 
5 
& 
৮ 
৪ 
3 
pe 
ও 
৪ 
০ 
৯ 
তি 
2 
5 
৩ 
৮ 
৩ 
2 
৩ 
5 
জল) 
3 
৩ 
৪ 
৩ 
৯ 
৩ 
৪ 
০ 
3 
৩ 
রি 
3 
র্‌ 
-) 
Fs) 
৩ 
5 
০ 
৪ 
০ 
a 
2 
০ 
৪ 
০ 
a 
a 
3 
a 
রি 
৩ 
5 
[I 
FS) 
ডি 
a 
রি 
3 
ke 
Ee 
5৪ 
রি 
৩ 
ন্‌ 
রি 
3 
3৯ 
০ 


৩০৯ ৩০৪ রি ৭৮১৪১ সে 79১৮ 4 ডে রগ রি 


হিসাব 5 শীঘ অতঃপর তার ভার্ন তারা দেয়া হৰে যাকে অতঃপর 
হাতে আমলনামা 
£ ১০৪ সর 


SEE 01)১)-০ 4421 


দেয়া হবে রি আর আনন্দচিত্তে 
(তার)ব্যাপার 


4৯ $ 1055 


প্রবেশ করবে এবং 


৭-৮. অতঃপর যার আমল-নামা তার ডান হাতে দেওয়া হবে, তার হিসাব সহজভাবে গ্রহণ করা হবে। 
৯. এবং সে তার আপন জনের দিকে সানন্দচিত্তে ফিরে যাবে ৪। 


১০-১২, আর যে ব্যক্তির আমলনামা তার পিছন দিক হতে দেয়া হবে ৫, সে মৃত্যুকে ডাকবে ও জ্বলন্ত অগ্নিকুন্ডে 
নিপতিত হবে। 

১৩. সে নিজের ঘরে লোকজন নিয়ে আনন্দে মগু ছিল। 

১৪. সে মনে করছিল যে, তাকে কক্ষনই ফিরতে হবে না। 

১৫. না ফিরে পারবে কিরূপে! তার রব তার কাজকর্ম পর্যবেক্ষণ করছিলেন। 


৩। অর্থাৎ তার হিসাব গ্রহণে কড়াকড়ি ও কঠোরতা অবলম্বন করা হবে না । তাকে জিজ্ঞাসা করা হবে না- তুমি অমুক অমুক 
কাজ কেন করেছিলে? অমুক কাজ যে তুমি করেছিলে তার জন্যে তোমার কি কৈফিয়ত দেয়ার আছে? তার ভালো ভালো 
ও নেক কাজসমূহের সাথে তার পাপ কাজসমৃহও তার আমলনামায় লিখিত থাকবে । কিন্তু ভালো কাজের ওজ্জন যেহেতু 
পাপ কাজের তুলনায় বেশী হবে, সে জন্যে তার অপরাধসমূহ ক্ষমা করে দেয়! হবে। 

‘আপনার জন' বলতে এক ব্যক্তির সেই সব পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও সংগী-সাঘীকে বুঝাচ্ছে যাদেরকে তার 
ন্যায় মাফ করে দেয়া হবে। | 

সূরা আল-হাক্কার বলা হয়েছে- “যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে” । আর এখানে বল৷ হয়েছে। “পিছন দিক 
হইতে দেওয়া হইবে" । সম্ভবতঃ ব্যাপারট! এরূপ হবে যে- সারা সৃষ্টির সামনে বাম হাতে আমলনামা গ্রহণ করতে সে 
লজ্জা ও অপমানবোধ করবে, সে জন্যে সে নিজের হাত পিছনের দিকে রাখবে । কিন্তু সে হাত বাড়িয়ে সাযনা-সামনি 
গ্রহণ করুক বা পিছনের দিকে হাত লুকিয়ে গ্রহণ করুক, সর্বাবস্থায় তার আমলনামা অবশ্যই তাকে স্বহস্তে গ্রহণ করতে 
হবে। 


£08 CPE ॥ 


১ এজ ১ ‘RA জে রে হয EN AEE "জে রা জে »রে ওটি আজ ANNAN 
2. রং 1 পর র+ রিট জা) ভর 2 24 হাঃ হাঃ জং ১ জা) পর রাঃ 2? । পর 2 এ) 1 2) ONC HCC 1) & 


710. 
Bes 


‘m'n:R EEN: 
Dede RE: রি 


BAD OO 


DO UD DOO OO 


(পিসি কিল : 


2০৫০ 


yD ৮০৮০০ 


Cn nl OH nH A 


০ 


Cox ARR 


no on Ho 


৮৪ সূয়া আল ইনশিকাক 8৩ 34: 


মু যু R TREE TERETE 


হলোকি 
30৫৩8555325 SIU 
৩৩৯১ যারা বরং 
bi কলহ 


৫ তা 2৮2 পাত ££ 3 » 
3) L655 sis 
আযাবের তাদের কাজেই তারা পোষণ 

সুসংবাদ দাও করছে 


৫5 2 551 
~~ ৯৯৯৮০৮৮ 17 
পুরস্কার তাদের জন্য নেকীর আমল ও ঈমান 
রয়েছে করেছে এনেছে 
১৬-১৮. অতএব নয়- আমি শপথ করছি সন্ধ্যা লালিমার,রাত্রের, এবং তা যা কিছু আচ্ছন্ন করে তার. আর চন্দ্রের, 
যখন তা পূর্ণ চন্দ্ৰে পরিণত হয়; 
১৯. তোমাদেরকে অবশ্যই স্তরে স্তরে এক অবস্থা হতে অবস্থান্তরের দিকে অগ্রসর হয়ে যেতে হবে ৬। 
২০ পরস্তু এই লোকদের কি হয়েছে, তারা ঈমান আনে না কেন? 
২১. আর তাদের সামনে যখন কুরআন পাঠ করা হয়, তখন সিজদা করেনা কেন? (সিজদার আয়াত) 
২২. বরং এই কাফেররা তো উল্টা তাকেই মিথ্যা মনে করে। 
২৩. অথচ তারা (নিজেদের আমল-নামায়) যা কিছু সঞ্চয় করেছে আল্লাহ্‌ তা ভালোভাবেই জানেন ৭। 
২৪. কাজেই এদেরকে পীড়াদায়ক আযাবের সুসংবাদ দাও । 
২৫. অবশ্য যেসব লোক ঈমান এনেছে, আর যারা নেক আমল করেছে তাদের জন্য অশেষ অফুরন্ত শুভ প্রতিফল 
রয়েছে। 


চা ১: তল ৮5 হজ 
৬। অর্থাৎ তোমর! একটি অবস্থায় অবিচল হয়ে থাকবে না। যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু, মৃত্যুর পর বরযখ তারপর. 
পুনরুজ্জীবন, পুনরুজ্জীবন হতে হাশরের ময়দান, এরপর হিসাব-নিকাশ ও শাস্তি-পুরঙ্কার প্রভৃতি অসংখ্য স্তর তোমাদেরকে অবশ্য 


পর রাত্রের অন্ধকার এবং দিনের বেলা চতুর্দিকে ছড়িয়ে পড়া সব মানুষ ও জীবজস্তুর দিন-শেষে গুটিয়ে আসা, চাদের প্রথম উদয় 
অবস্থা হতে ক্রমে ক্রমে বৃদ্ধি পেয়ে পূর্ণ চন্দ্রে পরিণত হওয়া- এই *য়টি ব্যাপার প্রকাশ্য সাক্ষ্য দান করছে যে, যে বিশ্ব-প্রকৃতির বুকে 


মানুষ বসবাস করে তার মধ্যে কোথাও চিরস্থিতি ও অপরিবর্তনীয়ত৷ নেই প্রতি নিয়ত পরিবর্তন-বিবর্তন ও স্তরে স্তরে ক্রম-অগ্রগতি ' 


সর্বত্র বিরাজ করছে । কাজেই মৃত্যুর শেষ হে' চকির সাথে সাথে সব কিছু শেষ হয়ে যাবে-কাফেরদের এ ধারণা আদৌও সত্য নয়। 
এর অপর এক অর্থ হতে পারেঃ কুফরী, হিংসা-বিদ্বেষ, সত্যের প্রতি শত্রুতা, অসদিচ্ছা ও দুষ্ট মানসিকতার পুতিগঞ্ধময় যে 
আবর্জনা -স্তুপ তারা নিজেদের বুকের মধ্যে পু্জীভূত করে রেখেছে- তা সব কিছু আল্লাহতাআলা খুব ভালভাবে জ্ঞাত আছেন । 


অতিক্রম করে অগ্রসর হতে হবে । এ কথাটি বলার জন্যে তিনটি জিনিসের শপথ করা হয়েছে- সূর্যাস্তের পর সন্ধ্যার লালিমা. |৮/নর “ ছি 


IF BU) 


প্রথম আয়াতের শব্দ ১৮ কে নাম রূপে গ্রহণ করা হয়েছে। 
নাধিল হওয়ার সময়-কাল 
9] এতে আলোচিত কথাগুলো হতে স্বতঃই স্পষ্ট হয় যে, এ সূরাটি রসূলে করীমের মক্বীজীবনের ঠিক সেই [: 
বি অবস্থায় নাযিল হয়েছিল, যখন মুসলমানরা কঠিন অত্যাচার ও যুলুম-পীড়নের সন্মুখীন হয়েছে।“এ'সময় [| 
মক্কার কাফেররা মুসলমানদের ওপর অমানুষিক অত্যাচার ও যুলুম চালিয়ে তাদেরকে ঈমান হতে ফিরিয়ে || 
রাখার চেষ্টা করেছিল। ূ | 
মূল বিষয়-বস্তু ঃ 
মর কাফেররা ঈমানদারদের ওপর যেঅত্যাচার ও পীড়ন চালাচ্ছিল, তার নির্মম পরিণতি সম্পর্কে তাদেরকে সতর্ক করা ৮ 


এবং সে সংগে মুসলমানদেরকে এই সান্তনা দেয়া যে, তারা যদি এই যুলুম - পীড়ন ও নিম্পেষণের মুখেও || 


নিজেদের ঈমান ও আদর্শের ওপর সুদৃঢ় ও অবিচল হযে থাকতে পারে তাহলে তাদেরকে উত্তম প্রতিফল দেয়া হবে dl 
এবং আল্লাহ এই যালেমদের ওপর তার প্রতিশোধ গ্রহণ করবেন-এটাই হ'ল এ সূরার বিষয়বস্তু এবং মূল বক্তব্য । [১] 
'এ প্রসংগে সূরাটিতে প্রথমে উখদুদ-ওয়ালাদের কাহিনী. শুনানো হয়েছে। তারা ঈমানদার লোকদেরকে অগ্নিগর্ভে | 


নিক্ষেপ করে ধ্বংস করেছিল। এ কাহিনী বর্ণনার মাধ্যমে প্রকারান্তরে মু'মিন ও কাফেরদেরকে কয়েকটি কথা [ ৃ 


বুঝাতে চাওয়া হয়েছে। একটি এই যে, উৎদুদ-ওয়ালারা যেভাবে আল্লাহর অভিশাপ ও আঘাত পেয়েছে “মক্কার [| 


কাফের-সরদাররাও মুসলমানদের সাথে শত্রুতা করে অনুরূপ অবস্থার সম্মুখীন হবে। দ্বিতীয়, তখনকার সময় ৪] 


| ঈমানদার লোকেরা যেভাবে অগ্নিগর্ভে' নিক্ষিপ্ত হতে ও প্রাণের কোরবানী দিতে প্রস্তুত হয়েছিল, ঈমানের অমূল্য | 

সম্পদ হারাতে কোনক্রমেই প্রস্তুত হয়নি, অনুরূপভাবে বর্তমানের ঈমানদার লোকদের কর্তব্য হ'ল সর্বপ্রকার অত্য- টু: 
] গির-নিপীড়ন অকাতরে বরদাশত করে নেয়া-কিন্তু ঈমানের ধন কোন অবস্থায়ই হারাতে প্রস্তুত না হওয়া! 
] তৃতীয়, যে আল্লাহর প্রতি ঈমান আনার কারণে কাফেররা ক্রুদ্ধ ও বিক্ষুব্ধ হয়েছে. এবং ঈমানদার লোকেরাও তার-ই পু 


ওপর অবিচল থাকতে বদ্ধ পরিকর, সেই আল্লাহ সর্বজয়ী, সর্বশক্তিমান । তিনিই যমীন ও আসমানের একচ্ছত্র মা- || 
লিক। স্বীয় সত্তায়-ই তিনি প্রশংসার্থ। তিনি উভয় সমাজের লোকদের অবস্থা লক্ষ্য. করছেন। কাজেই কাফেররা |: 


| তাদের কুফরীর শাস্তি স্বরূপ জাহান্নামে যেতে বাধ্য হবে-শুধু এটাই শেষ নয়, বরং তা ছাড়াও তারা এদের ও যুলটে [| 


৪] মর শাস্তি স্বরূপ দাউ দাউ করে জ্বলা অগ্নিকুভে নিক্ষিপ্ত হবে। অনুরূপভাবে ঈমানদার লোকেরা নেক আমল করে E:| 


জান্নাতে যাবে, এটাই তাদের বিরাট ও চূড়ান্ত সাফল্য-এও নিঃসন্দেহ । এরপর কাফেরদেরকে সতর্ক করা হয়েছে 


এই বলে খে, আল্লাহর পাকড়াও আমোঘ ও অত্যন্ত শক্ত । তোমাদের মনে জনশক্তির কারণে যদি কোন অহমিকা [| 
জেগে থাকে, তাহলে তোমাদের মনে রাখা উচিত, তোমাদের, পূর্বে ফিরাউন ও নমরূদের জনশক্তি কিছুমাত্র কম [| 
ছিল না। তা সত্তেও এদের জনতার যে পরিণতি ঘটেছে, তা দেখে তোমাদের শিক্ষা গ্রহণ করা কর্তব্য । আল্লাহর |] 
আমোঘ অপ্রতিরোধ্য শক্তি তোমাদের গ্রাস করে আছে! এই গ্রাস হতে তোমরা কিছুতেই নিষ্কৃতি পেতে পার না। | 


তোমারা যে কুরআনকে মিথ্যা প্রমাণ করার ও অবিশ্বাস করার জন্যে বদ্ধপরিকর, সেই কুরআনের প্রতিটি কথা রি 
অটল, অপরিবর্তনীয় । তা এমন সুরক্ষিত প্রস্তরে অংকিত যে, তার লেখা পরিবর্তন করার শক্তি কারো নেই । 


সহ 


BLL 277) প 248 
০১৫৫০7১1555 (AQ) 


০৪৯৯৭ উপ লিটা) il 32 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
রর PA € 28 2/2 2৮১ পা 3952 ৫ রর 2 
১৪৯ ১ ০১১১৮৯৮5 ০ গা £ 
কের শপথ প্রতিশ্রুত দিনের এবং বুরূজ বিশিষ্ট আকাশের শপথ 


বরা রর 2 A ASL SD ERA AL HH AL 
১০ ১৮১৯) ৮১৩৫১ ৯২) ৮০৯০০ ০5৪ 

যখন (প্রজ্বলিত) ইন্ধন বিশিষ্ট আগুনের গর্তের কর্তারা ল্‌ 9 

হয়েছে ৪: 

৯ 2 ANE ৪22৫ ৮ ) ৮ টা পি নি 

০১১ ১০৮৮১ ৩৯০৪ নু ৮১৮ তি ১০) ১৮৯১ 
প্রত্যক্ষকারী মুমিনদের সাথে তারা করতেছিল যা এ সম্পর্কে তে এবং উপবিষ্ট 
) 


5 
3 

3 
ও 

ডা. 
/ 
হি 

3. 


সূরা আল-বুরূজ 
[মক্কায় অবতীর্ণ] 
মোট আয়াত £ ২২,মোট রুকু’ ৪ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহ"র নামে 
১-২. শপথ সুদৃঢ় দুর্গময় আকাশ-মন্ডলের ৯, এবং সেই দিনের যার ওয়াদা করা হয়েছে (অর্থাৎ কিয়ামত) 
৩. শপথ দর্শকের এবং সেই জিনিসের যা পরিদৃষ্ট হয় ২। 


৪-৭. ধ্বংস হয়েছে গর্তকর্তারা, (সেই গর্তকর্তারা) যাতে দাউদাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল,-যখন তারা সেই 
গর্তের মুখে উপবিষ্ট ছিল, আর তারা ঈমানদার লোকদের সাথে যাকিছু করতেছিল তা দেখতেছিল 


০৩২৬ 


11 


। আকাশমন্ডলের বিশাল গ্রহ-নক্ষত্র রাজি। 

| ‘দৰ্শক’ অর্থাৎ এমন প্রত্যেক ব্যক্তি যে কিয়ামতের দিন হাশরের ময়দানে উপস্থিত থাকবে । আর “দৃষ্ট জিনিস' অর্থাৎ 
কিয়ামত, যার ভয়ংকর বিভীষিকাময় অবস্থা সব দর্শকরাই সেদিন দেখতে পাবে। শু 
৷ গর্ত-কর্তারা অর্থাৎ সেই সব লোক যারা বড় বড় গর্তে অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাতে ঈমানদার লোকদেরকে নিক্ষেপ করেছে |: 
এবং স্বচক্ষে তাদের দগ্ধ. হওয়ার দৃশ্য কৌতুক-সহকারে দেখেছে ‘ধ্বংস হইয়াছে" অর্থ-শদের উপর খোদার অভিশাপ চি 
পড়েছে এবং তারা খোদার আযাবে নিক্ষিপ্ত হওয়ার উপযুক্ত হয়েছে। : রি 


10740017841 oT om OR A A OH Sng Tl HT oH 


55 34 24% 222 Bd / রা 

HDL Pe ILS 
তারাইঈমান যে এছাড়া তাদের থেকে প্রতিশোধ না এবং 
এনেছে (অন্যকারণে) নিচ্ছে তারা 

রর 22 5 রা ১৫. 
১৮5১৯ 5 ১৮৮৫) ৬ GH 

এবং পৃথিবীর ও নভোমন্লের রাজত্ব. তারই যিনি (এমন 


(na a nt Sn nn om SD 


তা তাজ 222 


5 ৩৩০১০) 


৮৪৮৫ 


নে 2 পা, ৩ চপ তা 


৩১০৬১স্তা ৩৪ 


ad 


2» 2 24 Gir 55৮ 1 i EAA রা 227! কি বি 
২০ ত == ৮৪ ৩৮১০ 1৮৩৮৮ 5 1৮০ ৩৫৬ 
হতে প্রবাহিত হচ্ছে জান্নাত তাদের জন্য নেকীর আমল 


৫৮৩ 


রি 


তোমার রবের পাকড়াও নিশ্চয়ই বিরাট সাফল্য যেটাই 


১০. যেস্ব লোক ঈমানদার পুরুষ ও স্ত্রীলোকদের উপর যুলুম পীড়ন চালিয়েছে এবং অতঃপর তা থেকে তওবা করে 
নি, নিঃসন্দেহে তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে এবং তাদের জন্য ভন্ম হওয়ার শাস্তি নির্দিষ্ট । 

১১. যেসব লোক ঈমান আনল এবং যারা নেক আমল করল, নিশ্চিতই তাদের জন্য জান্নাতের বাগিচা রয়েছে, যার 
নিচ হতে ঝর্ণাধারা সদা ' প্রবাহমান! এটা বিরাট সাফল্য । 

১২.মূলতঃ তোমার খোদার পাকড়াও বড় শক্ত । 

১৩. তিনিই প্রথমবার সৃষ্টি করেন এবং তিনিই পুনরায় সৃষ্টি করবেন । 


a-mn-an-nmu-an-aunnananennnampssann nan টি এ পি আও চি sn আহ আহ Am BR mR ALUM AE MMR আনি 


|| (Cia oH oon OH om OH OK Sm Ho On mT don Sn on Ca ul Sn Pl os Da SD DR Sn Sn oO En EE 


৬০৬ চস ল্য জে এজ 2922 এল দিম এপি শর লি টন টি 
১০ ৫৫ '্ড ৮৩ পাঠ ৯ ০পা ১ 2 ৯১৪৮৩ 224 A+ 
৫ চী ভে ৩৩৯০ ০৯১৯0১১১১১৯] 6 ৯2 
যা সম্প্নকারী সম্মানিত আরশের মালিক প্রেমময় ক্ষমাশীল তিনিই 
2৪ 2০ ক 
০৮১৯১ ১৮ ৩১৬ ৬১০ ১০৪ রি 
ফিরআউনের লালে বৃত্ত পা 


৪] ১৪-১৫ আর তিনি ক্ষমাশীল, প্রেমময়, আরশ-অধিপতি, মহান শ্রেষ্ঠতর । 
১৬. নিজ ইচ্ছা অনুযায়ী সব কাজ সম্পন্নকারী । 
১৭-১৮, তুমি কি সৈন্যদের খবর জানতে পাও নি? ফিরাউন ও সামুদ-এর (সৈন্যদের)? 
৪] ১৯. কিন্তু যারা কুফরী করেছে তারা তো সদা অমান্যতায় নিয়োজিত ৷ 
২০. অথচ আল্লাহ তাদেরকে-পরিবেষ্টিত করে আছেন, | 
৪] ২১-২২ (তাদের অমান্যতায় এই কুরআনের কোনই ক্ষতি হবার নয়) বরং এই কুরআন অতীব উচ্চ মর্যাদাসম্পর্‌ 


: সুরক্ষিত ফলকে 8 (লিপিবদ্ধ)। 


ু 81 অর্থাৎ কুরআনের লেখন অটল-অক্ষয়; তা খোদার সেই সুরক্ষিত ফলকে খোদিত যাতে কোনরূপ রদ-বদল সম্ভব নয়। 


a) 


0৮0২7৮8৯88৮ 


a 
তত 
Fo 
a" 
৪৬ 
| 
টং 
) 
৯ 
০1 
নী. 
৪৬ 
৪ 
(-) 
গু 
০) 
৪ 
জী 
0] 
1 
3 
) 
5 
a” 
ন্ট 
ডা 
4 
৪ 
০ 
3 
ও 
9. 
০) 
@. 
শর 
ন্‌ 
হল 
রি 
3) 
৩ 
৪ 
ঞ. 
০ 
৯৩ 
2 
নি 
টং 
শর 
হর 
@. 
a) 
ও 
) 
be 
2 


৮৬ সূরা আত তারিক 8৮ ২২০ 


প্রথম আয়াতের 3))| শব্দকেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 

নাযিল হওয়ার সময়-কাল | 
এ সূরার বিষয়বস্তুর বাটন ভংগী মক্কায় অবতীর্ণ প্রাথমিককালের সূরাসমূহের অনুরূপ বলে মনে হয় ৷ কিন্তু নি 
এটা নাযিল হয়েছে তখন, যে সময়ে মন্তার কাফেররা কুরআন ও হযরত মুহাম্মদ (সঃ) -এর ইসলামী পু 
দাওআতের উপর আঘাত হানবার জন্যে সকল প্রকার অপকৌশল অবলম্বন করছিল। 2 

মূল বিষয়-বস্তু 

এ সূরার বক্তব্য দু'টি ৷ প্রথম, মানুষ মৃত্যুর পর আল্লাহর সন্মুখে হাজির হতে অবশ্যই বাধ্য হবে। আর দ্বিতীয়, 
কুরআন এক চূড়ান্ত বাণী । কাফেরদের কোন কৌশল, কোন ষড়যন্ত্রই এর বিন্দুমাত্র ক্ষতি সাধনে সক্ষম নয়। ও 
সর্বপ্রথম এক মহান সুদৃঢ় সংরক্ষণ ব্যবস্থা ব্যতিরেকে নিজ স্থানে স্থিত ও প্রতিষ্ঠিত থাকতে পারে না। পরে মানুষের [6 
নিজের সত্তার প্রতি তার দৃষ্টি আকৃষ্ট করাহয়েছে। মানব সৃষ্টির মূল সূত্রের উল্লেখ করে বলা হয়েছে, একবিন্দু শুক্র 
কীট দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে এবং তাকে জীবন্ত-চলস্ত ও পূর্ণাংগ সত্তায় পরিণত করা হয়েছে। বলা হয়েছে, [৪ 
যে মহান সত্তা এভাবে মানুষকে অস্তিত্ব দান করেছেন, তিনি যে পুনরায় তাকে সৃষ্টি করতে পারেন, তাতে কোন | 


সন্দেহ থাকতে পারে না । মানুষকে পুনর্বার পয়দা করা হবে এই উদ্দেশ্যে যে, দুনিয়ার জীবনে মানুষের যে সব তত্ব চর 


ও তথ্য অজ্ঞানতার অন্তরালে লুকিয়ে রয়ে গেছে, পরবর্তী জীবনে তার যাচাই ও পরীক্ষা করা হবে । এ সময় মানুষ [টন 
তার কর্মফল ভোগ করতে বাধ্য হবে। এ ফল ভোগ হতে মানুষ না নিজের শক্তি বলে রক্ষা পেতে পারে, নাএ 
উদ্দেশ্যে কেউ তার সাহায্য করার জন্যে এগিয়ে আসতে পারে । 
51554 4 PORTO CES হী TERE EET TH 1" 
উদ্দেশ্যহীন খেলা নয়, বরং এক গুরুত্বপূর্ণ ও উদ্দেশ্যমূলক বিরাট কাজ, কুরআনের যেসব সত্য ও তথ্য বিবৃত [| 
হয়েছে তাও ঠিক তেমনি কোন হাসি-তামাসার ব্যাপার নয়। এ অতীব পাকা-পোখ্ত ও অবিচল-অটল বাণী । | 
কাফেররা নানা কৌশল দ্বারা কুরআনকে ক্ষতিগ্রস্থ করতে পারবে বলে যে মনে করছে, এ তাদের মারাত্মক ভুল ধা- | 
রণা মাত্র! তারা জানে না, আল্লাহও তাঁর এক নিজস্ব পরিকল্পনা-ব্যবস্থাপনায় নিয়োজিত রয়েছেন। তার এ টু; 
পরিকল্পনা ব্যবস্থাপনার মুকাবিলাঘ কাফেরদের সব ষড়যন্ত্র ব্যর্থ হতে বাধ্য । পরে একটি বাক্যাংশে রসূলে করীম- চর 
(সঃ)কে সান্তনা দেয়া হয়েছে। আর এ সান্তনা বাণীর অন্তরালে কাফেরদেরকে ধমক দেয়া হয়েছে। বলা হয়েছেঃ |: 


| আপনি একটু ধৈর্য ধারণ করুন। কাফেরদেরকে কিছুদিন তাদের ইচ্ছামত কাজ করতে দিন। অপেক্ষা করুন বেশী ্ 


পিসের 


দিন লাগবে না। তাদের অপকৌশল কুরআনকে আঘাত দিতে সমর্থ হয় না+যেখানে তারা কুরআনকে আঘাত [. 


দেবার কৌশলে লিপ্ত ঠিক সেখানে কুরআন বিজয়ী হয়, তা তারা অল্প দিনের মধ্যেই জানতে এবং নিজেদের [6 
চোখে দেখতে পারবে। ৮ 


০০৪১৮ ৬৯ ৯ 9১৮০৪ 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
রাতে আত্মপ্রকাশ কি তোমাকে কিসে এবং র 
কারী সেই জানাবে রি 
৫ পু ks ১৬৩৪৬ ৫ 


অতএব তার উপর এছাড়া ব্যক্তি কোন নেই উজ্জ্বল নক্ষত্র 


মোট আয়াত £ ১৭,মোট রুকু ৪১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 
১. আসমানের শপথ, এবং শপথ রাত্রে আত্মপ্রকাশকারীর। 
২. তুমি কি জানো রাত্রে আত্মপ্রকাশকারী কিঃ 
৩. এটা একটা' উজ্জ্বল নক্ষত্র 
৪. এমন কোন প্রাণ নেই যার উপর ক্লোন সংরক্ষক নিযুক্ত নেই ১। 
৫. মানুষ এটুকুই লক্ষ্য করুক না যে, তাকে কি জিনিস দিয়ে সৃষ্টি করা হয়েছে। 
৬. স্ববেগে স্বলিত পানি দিয়ে সৃষ্টিকরা হয়েছে, 


১। নেঘাবান-সংরক্ষক অর্থাৎ স্বয়ং আল্লাহতা'আলা । তিনিই পৃথিবী ও আকাশমন্তলের ছোট বড় প্রত্যেকটি সৃষ্টির দেখা-শুনা [ 
ও রক্ষণা-বেক্ষণ করছেন । রাত্রিকালে আকাশে যে অসংখ্য অগণন তারকা ও গ্রহ-উপগ্রহ ভ্ল-জ্বল করতে দেখা যায়, এর 
প্রত্যেকটির অস্তিত্ব সাক্ষ্য দেয় যে, অবশ্যই কেউ আছেন, যিনি এসব সৃষ্টি করেছেন, আলোকোজ্জ্বল করেছেন এবং এদের | 
সংরক্ষণ এমনভাবে করছেন যে,না' তারা নিজেদের স্থান থেকে বিচ্যুত হতে পারছে, আর না অসংখ্য-্রহ নক্ষত্রের শি 
আবর্তন-কালে কোন পারস্পরিক সংঘর্ষ ঘটছে। এইভাবে আল্লাহতা'আলা সৃষ্টিলোকের প্রত্যেকটি জিনিসের রক্ষণা-বেক্ষণ | 


OW 42 ৫১০ 2 SG Jin টি 


অবশ্যই তার ব্যাপারে নিশ্চয় “বক্ষপাঞ্জরের ও পিঠ হা থেকে যা বের হয় 
সক্ষম প্রত্যাবর্তনে তিনি 


রে 44 ALD PL ৫ ¥ ৪ প্র পা তর্তি 
৬৮৪2 00285 £ 55524 ৩ oy GS 28. 
ধারণকারী আকাশের শপথ কোন না আর কোন তার অতঃপর গোপন পরীক্ষা সেদিন 


5024 5 এত 2% 
03. 6 piel ০১৪) 5685 
না এবং মীমাংসাকারী অবশাই নি বিদীর্ণ (বক্ষ) বিশিষ্ট যমীনের এবং বৃষ্টি 


2 Pd ৫ 2% 5 ৩৫ এন 3/2 
2 
তা 


| 
কথা i 
৮:১৫ 227 24 লতি all? wl E7224 ৰ 
91৬৬৪) (৮৪১৪৭ ৩:৮১ | ০৪১ (0) 
কিছুক্ষণের তাদের অবকাশ কাফেরদেরকে তাই এক কৌশল 
ও অবকাশ দাও 


৭. যা পৃষ্ঠ ও বক্ষের অস্থির মধ্য হইতে নির্গত হয় ২। 

৮. নিঃসন্দেহে তিনি (স্রষ্টা) তাকে পুনরায় পয়দা করতে সক্ষম ৷ 

৯-১০. যেদিন গোপন-অগ্জানা তত্ত্বসমূহ যাচাই-পরথ করা হবে ৩, তখন মানুষের. নিকট লা নিজের কোন শক্তি 
থাকবে, না কোন সাহায্যকারী তার জন্য আসবে। 

১১-১২. শপথ বৃষ্টিবর্ষণকারী আকাশমন্ডলের এবং (উদ্ভিদ উৎপাদনকাল্পে) বিদীর্লবন্ষ যমীনের 

১৩-১৪. এ এক পরীক্ষিত-চূড়ান্ত বাণী, কোন হাসি-ঠাট্টা-মূলক কথা নয় ৪। 

১৫. এ লোকেরা (মক্কার কাফেরগণ) কিছু ষড়যন্ত্র করছে। 

১৬. আর আমিও একটা বিশেষ পরিকল্পনা-বাবস্থাপনা করছি। 

১৭. অতএব হে নবী, কাফেরদেরকে কিছুটা অবকাশ দাও, কিছুটা সময় এদেরকে এদের অবস্থায় ছেড়ে দাও । 


২ পুরুষ ও স্ত্রী উভয়ের রজনন-শুক্র যেহেতু মানুষের পি ও বুকের মধ্যবর্তী দেহ: হতে নিঃসৃত হয় এ জন্য বলা: 
: হয়েছে-মানুষকে সেই পানি থেকে সৃষ্টি করা হয়েছে যা পিঠ ও বুকের মাঝ থেকে বহির্গত হয়। 
এ] ৩। 'গোপন তত্ত্ব’ বলতে মানুষের সেই সব কার্যকলাপকেও বুঝান হয়েছে যা দুনিয়াতে এক গুপ্ত রহস্য হয়েছিল, এবং সেই 
ব্যাপারগুলোকেও বুঝানো হয়েছে যার বাহ্যিকর্থপ তো মানুষের সামনে স্পষ্ট-প্রকট ছিল, পি 
শে সংকল্প, যে স্বার্থ, প্রবণতা, উদ্দেশ্য যে কামদা-বাসনা সক্রিয় ছিল, তার প্রকৃত অবস্থা মানুষের কাছে €গড থেকে ৃ 
সু 81 অর্থাৎ আকাশ' থেকে বারি বর্ষণ ও ভূপৃষ্ঠ দীর্ণ ফযে যার মধ্যদিয়ে উদ্ভিদের উপ্‌গমন যেমন কোন ঠঠটা-তামাসার ? 
ব্যাপার নয়, এ যেমন একটা বাস্তব গুরুত্বপূর্ণ সত্য, অনুক্ূপভাবে কুরআন-মজীদ যে ভবিষ্যৎ-সংবাদ দান করেছে ঃ ! 
22 বরং এ এক অকাট্য : 
অ্মোঘ-বাণী ৷ : 


{| থম আরাত.৮-০3) এ) (| ৮৮৮ -এর (৪০3 | শব্দকে এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 
ৃ নাধিল হওয়ার সময়-কাল 


সি. এতে যে বিষয় আলোচিত হয়েছে, তা হতে বুঝা যায় যে, এ সূরাটিও মক্কী জীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ [৪ 
॥] সূরাসমূহের অন্যতম । এর ৬ নম্বর আয়াতের কথা ‘আমরা তোমাকে পড়িয়ে দেব, অতঃপর তুমি আর ভুলে যাবে | 
| না' হতে স্পৃষ্ট প্রমাণিত হয় যে, এই সূরাঁটি একেবারে প্রাথমিকভাবে সেই সময়ে অবতীর্ণ যখন নবী করীম (সঃ) | 
প্র অহী গ্রহণে পুরোপুরি অভ্যস্ত হয়ে ওঠেননি। অহী নাযিল হবারকালে তার মনে আশংকা জাগতো যে, আমি এর | 
3] শব্দ ও ভাষা যেন ভুলে না যাই। এ আয়াতের সঙ্গে সূরা ত্বা-হা ১৪৪ নম্বর এবং সূরা কিয়ামাহ ১৬-১৯ নম্বর - 
প্র আয়াত যদি মিলিয়ে দেখা হয় এবং সে সংগে এই তিনটি আয়াতের বাচনভর্ধগ, ক্ষেত্র ও পরিবেশ বিবেচনা করা 
| যায়, তাহলে ঘটনার পরম্পরা স্পষ্ট হয়ে ওঠে । তখন জানতে পারা যাবে যে, সর্বপ্রথম এ সূরার মাধ্যমে নবী করীম | 
] (সঃ)কে এই বলে নিশ্চয়তা দেয়া হয়েছে যে, স্মরণ রাখতে পারার ব্যাপার নিয়ে আপনি ভাবিত হবেন না। আমরা টৈঃ 
} এ কালাম আপনাকে পড়িয়ে দেব । আপনি এটা ভুলে যাবেন না। অতঃপর দীর্ঘ দিন পর অপর এক সময়ে যখন [টি 
সূরা 'কিয়ামাহ নাযিল হয়, তখন নবী করীম (সঃ) অবচেতনভাবে অহীর শব্দসমূহ বারবার পড়ে আয়ত্ত ও মুখস্থ চু 
মর করতে লাগলেন। তখন তাকে বলা হলো £ “হে নবী, এই অহীকে খুব তাড়াতাড়ি মুখস্ত করার জন্য 
দ্রুত চেষ্টা করবেন না। ইহা মুখস্ত করিয়ে দেয়া ও পড়িয়ে দেয়া তো আমাদের কাজ-আমাদেরই দায়িত্ব । কাজেই | 
ন] আমরা যখন উহা পাঠ করি তখন তুমি ইহার পাঠ মনোযোগ সহকারে শুনতে থাক তাছাড়া উহার অর্থ-তাৎপর্য ছু 
ু বুঝিয়ে দেয়াও আমাদেরই দায়িতৃ।” শেষ বারে সূরা ত্বা-হা - যা একসংগে ও ক্রযাণত নাযিল হলো- কোন চট 
3] একটি অংশও যেন তার স্মৃতির বহির্ভূত হয়ে না যায় এ জন্য তিনি তা মুখস্থ করতে «/স্ত হয়ে পড়লেন। এই 
মর উপলক্ষ্যে নবী করীম (সঃ)কে বলা হলো, “আর কুরআন পড়ায় খুব তাড়াহুড়া করো না- যতক্ষণ না এই অহী | 
নী পুরামাত্রায় তোমার নিকট পৌছে যায়” । অতঃপর আর কোন সময় এরূপ পরিস্থিতির উত্তব হয়নি, ভুলে যাওয়ার [৪ 
ই] আশংকা কখনও হয়নি এবং এ বিষয়ে আর কোন কথা বলারও কখনো প্রয়োজন দেখা দেয়নি । কেননা, এ তিনটি | 
সি স্থান ছাড়া কুরআনের আর কোন স্থানেই এ ব্যাপারের দিকে ইঙ্গিত করা হয়নি। £ 
বিষয়বস্তু ও মুল বক্তব্য 3 
এই. ছোট সূরাটিতে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে। তা হলো তওহীদ, নবী করীম (সঃ)কে বিশেষ চু 
৪] উপদেশ নির্দেশ এবং পরকাল । 5 
Bl প্রথম আয়াতের একটি মাত্র বাক্যাংশে তওহীদের শিক্ষাকে সীমিত করা হয়েছে। বলা হয়েছে “আল্লাহর 7 
(| নামে তসবীহ কর'। অর্থাৎ আল্লাহকে এমন নামে ডেকো না যাতে কোনরূপ দোষ-ক্রুটি, দুর্বলতা কিংবা সৃষ্টির সঙ্গে 
' কোন রকমের তুলনা বা মিল থাকবে। এ হতে মুক্ত ও পবিত্র যেসব নাম, সে নামেই তাকে ডাক । কেননা আল্লাহ 
এ] সম্পর্কে কোন না কোন ভুল ধারণা পোষণের ফলেই দুনিয়ার বহু প্রকারের বাতিল আকীদা ও মতাদর্শের উত্তব 
৪] ঘটেছে। এতেই আল্লাহর মহান পবিত্র সত্তার জন্য ভুল নামের প্রচলন ঘটেছে । অতএব আকীদা ও মৌল বিশ্বাস ও [ 
] মঅদর্শকে নির্ভুল ও সঠিক করার জন্য মহান আল্লাহঁতা'আলাকে কেবল সেসব সুন্দর নির্দোষ নামে শ্বরণ করতে | 
শি হবে, যা তার উপযুক্ত ও শোভনীয় বিবেচিত হতে পারে । 


rain ane হল আহ এজ) npn আআ ene আহ ৬ meal - আছ 


পিউ লজ সনি জা E পতি পারত পাই পতি উপরি পা পল আপি লি 


এর পর তিনটি আয়াতে বলা হয়েছে £ তোমাদের রব-যার নামের তস্বীহ করতে নির্দেশ দেয়া হচ্ছে- : 
যিনি সৃষ্টিলোকের প্রত্যেকটি জিনিসই সৃষ্টি করেছেন, তাতে ভারসাম্য সংস্থাপন করেছেন, তার তকদীর নির্ধারণ | 
করেছেন, তাকে যে উদ্দেশ্যে, যে কাজ করার জন্য সৃষ্টি করা হয়েছে তা সম্পন্ন করার পথ ও পন্থা তাকে জানিয়ে | 


] দিয়েছেন । তিনি মাটির বুকে উদ্ভিদরাজি সৃষ্টিও করেন এবং পরে তাকে আবার তিনিই আবর্জনায় পরিণত করেন- 


আল্লাহর কুদরাতের এ বিস্ময়কর বৈচিত্র তোমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছ । আল্লাহ ছাড়া এখানে কেউ না চু 


9] বসন্ত আনতে সক্ষম, না শীতের আগমন রোধ করতে সমর্থ 


রি 
ন 
2 
নদ 
a 
৪ 
yg 
2 
০ 
25 
be 
নি 
Ee 
৪ 
3 
এ 
2 
(-) 
ঞ 
9 
2 
ES 
3 
নত 
র 
৯ 
দস 
3 
2 
৩ 
ke 
৪ 


0০8১0৮07৮8৩ 


(bn ou 


1০৮০৮৫৮7408 


অতঃপর দু'টি আয়াতে নবী করীম (সঃ)কে উপদেশ ও সান্ত্বনা দেয়া হয়েছে। বলা হয়েছে £ এ কুরআন যা [হি 
আপনার ওপর নাযিল করা হচ্ছে, তা শব্দে শব্দে কেমন করে আপনার মুখস্থ থাকবে, সে বিষয়ে আপনি একটুও | 
চিন্তিত হবেন না। কেননা, আপনার স্ৃতিপটে তাকে মুদ্রিত করে দেয়া তো আমার কাজ । পরস্তু তা সুরক্ষিত ও | 
অবিস্মরণীয় হয়ে থাকা আপনার নিজস্ব কোন কৃতিত্ব নয় । এ সম্পূর্ণরূপে আমারই অনুগ্রহের ফলশ্রুতি ৷ নতুবা আমি ঢ 
চাইলে এটা ভুলিয়ে দেয়া আমার পক্ষে কিছুমাত্র কঠিন নয়। 3 

এ কথার পর নবী করীম (সঃ)কে সম্বোধন করে বলা হয়েছে ঃ প্রত্যেক ব্যক্তিকে হেদায়াতের পথে নিয়ে আসা [ 
আপনার দায়িত্ব নয় । আপনার কাজ শুধু মাত্র মহাসত্যের প্রচার করা । আর এ প্রচারের সোজা নিয়ম হলো এই যে, & 
যে লোক এ উপদেশ শুনতে ও তা কবুল করতে প্রস্তুত তাকেই দিতে হবে । আর যে সে জন্য প্রস্তুত নয়, তার জন্য | 
ব্যস্ত হবার কোন প্রয়োজন নেই । যার মনে পথভ্রষ্টতার মারাত্মক পরিণতির ভয় আছে, সত্য দ্বীনের আহ্বান শুনতে | 
পেয়ে সে অবশ্যই তা কবুল করবে । আর যে তা শুনতে ও গ্রহণ করতে প্রস্তুত হবে না- তা হতে দূরে পালাবে, সে [ 
তার খারাপ পরিণতি নিজেই ভোগ করতে বাধ্য হবে । 

উপসংহারে বলা হয়েছে, প্রকৃত কল্যাণ কেবলমাত্র তারাই পাবে, যারা আকীদা-বিশ্বাস, নৈতিকতা ও আমলের | 
ক্ষেত্রে পরম পবিত্রতা ও পরিচ্ছন্নতা অবলম্বন করবে এবং নিজেদের আল্লাহর" নাম স্মরণ করে নামায পড়বে ৷ কিন্তু টি 
লোকদের অবস্থা এই যে, তারা কেবল দুনিয়ার আরাম-আয়েশ, স্বার্থ-সুখ, সুযোগ-সুবিধা ও ভোগ-সন্তোগের জন্যই | 
দিন-রাত চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে আছে। অথচ তাদের আসল চিন্তার বিষয় হওয়া উচিত পরকাল । পরকালীন | 
কল্যাণই হওয়া উচিত তাদের একমাত্র লক্ষ্য । কেননা এ দুনিয়া তো নশ্বর-ধ্বংসশীল । অবিনশ্বর কেবলমাত্র [ 
পরকাল । আর দুনিয়ার নি'আমতসমূহের তুলনায় পরকালের অফুরন্ত নি'আমত অধিক মূল্যবান, অধিক আরাম ও [ 
শান্তিদায়ক । এ মহাসত্য কেবল মাত্র কুরআন মজীদেই বলা হয়নি, হযরত ইবরাহীম (আঃ) ও হযরত মূসার (আঃ) | 
নিকট প্রেরিত সহীফাসমূহেও মানুষকে এ মহাসত্োর সঙ্গে পরিচিত করানো হয়েছে। 


Han usu ean 
"sa aw au Das 


EE TERENAS TERETE EEE SSS 
£5983852 wo 
এক তার রুকু মক্কী আ'লা সূরা 
০০৪১৪91 উস) Alo} 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (রু করছি) 
5674. We ৬৫৫ Ad 2 তি 02৫ বেতনে 
59৪ ৪ ৫045 SELENE ly _) 
তকদীর নির্দিষ্ট যিনি এবং . ১33 


তা অতঃপর 


মোট আয়াত £ ১৯, মোট রুকু $ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


১1(হে নবী!) তোমার মহান-শ্রেষ্ঠ খোদার নামে তসবীহ কর, 

২। যিনি সৃষ্টি করেছেন এবং ভারনাম্যতা স্থাপন করেছেন, ১ 

৩। তিনি তকদীর ২ নির্দিষ্ট করেছেন, পরে পথ দেখিয়েছেন। ৩ 
৪ । যিনি উদ্ভিদ উৎপাদন করেছেন, 

৫1 পরে সেগুলোকে কালো আবর্জনায় পরিণত করেছেন। 

৬। আমরা তোমাকে পড়িয়ে দেব, তারপর তুমি ভুলে যাবে না। 8 


১। অর্থাৎ যমীন থেকে আসমান পর্যন্ত বিশ্বলোকের প্রত্যেকটি জিনিস তিনিই পয়দা করেছেন । আর যে জিনিসই তিনি সৃষ্টি করেছেন নু 
তার প্রত্যেকটিকে সম্পূর্ণ সঠিক ও যথাযথ সৃষ্টি করেছেন, তার ভারসাম্য ও আনুপাতিকতা ঠিকভাবে কায়েম করেছেন, তাকে এমন নি 
আকার-আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন যে, সে জিনিসের তার থেকে উৎকৃষ্টতর কোনরূপ চিন্তাই করা যায় না। 
অর্থাৎ প্রতিটি বনু সৃষ্টি করার পূর্বে এ ব্যাপার নির্দিষ্ট করে দেয়া হয়েছে যে, দুনিয়ায় তাকে কি কাজ করতে হবে, সে কাজের [িঃ 
পরিমাণ কি হবে, তার গুণাবলী কি হবে, কোথায় তার স্থান ও অবস্থিতি হবে, তার স্থিতি অবস্থান ও ফাজেব জন্য ক্ষেত্র ও [হি 
উপায়-উপকরণ কি কি সংগ্রহ করতে হবে, কোন সময় তা অস্তিত্বে আসবে, কতদিন পর্যন্ত তা নিজের জন্য নিদিষ্ট কালা করবে, [৪ 


ই হিপ পি জিতল নটি পিন a ata oa aa ভিত = ao 2 Potato ৪৭ 


A রি 2 eA 
9. ১৫20) ৩৫4 48), 202 08 
আল্লাহ এ 


শিক্ষানেবে 
৯৫ 401 ৫ 


না চি ভয়াবহ আগুনে 


কাটাবে 
টড 5 LL ঠপর্ LL 2৫৬ 12 2, 
f TE ভা ভা SES ৫ 


4৫ 
রিল রি কা নিশ্চয় বাঁচবে না আর তার মধ্যে 
914 

পরত 2 


উত্তম পরকাল অথচ fe জীবনকে পাবি বরং 
| দিচ্ছ তোমরা 


22 2 ৮4 ৫ 
(০৯৭ 5 22 ২০৮০$৫022) PEG TA 1 ৩ 


মুসার ও ইবরাহীমের সহীফাপমূহে পূর্ববর্তী হুহীফাসমূহ্র' অবশ্যই এটা নিশ্চয় 
মধ্যে (ছিল) 


৭। ছাড়া যা আল্লাহ চাইবেন ৫7 ভিনি বাহ্যিক অবস্থাকেও জানেন, আর যা লুকিয়ে আছে তাও । 

৮। আর আমরা তোমাকে সহজ পদ্থার সুবিধা দিচ্ছি। 

৯1 কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ কল্যাণকর হয় । ৬ 

১০। যে ব্যক্তি ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। 

১১-১২। আর তা থেকে পাশ কটিয়ে চলবে সেই চরম হতভাগা যে ভয়াবহ আগুনে পৌছবে ৷ 

১৩। অতঃপর সে তাতে না মরবে, না বাচবে। 

} ১৪-১৫। কল্যাণ লাভ করল সেই ব্যক্তি, যে পবিত্রতা অবলম্বন করল এবং নিজের খোদার নাম স্মরণ করল, 
নামাযও গড়ল। _ 

১৬। কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিচ্ছ! 

১৭ । অথচ পরকাল অধিক কল্যাণময় এবং চিরস্থায়ী ৷. 

১৮-১৯ ৷ পূর্বে অবতীর্ণ সহীফাসমূহেও এ কথাই বলা হয়েছিল-ইবরাহীম ও মূসার সহীফাসমূহে। 

৫। অর্থাৎ সমগ্র কুরআন প্রতিটি শব্দসহ রসূলুল্লাহর (সঃ) স্মরণ শক্তিতে সুরক্ষিত থেকে খাওয়া তীর নিজরে শক্তির কোন কীর্তি নয় । | 

5 প্রকৃতপক্ষে তা আল্লাহর অনুগ্রহ ও তারই দেয়৷ তওফীক- সুয়োগের ফলশ্রুতি মাত্র । নতুবা আল্লাহ ইচ্ছা করলে তা ভুলিয়ে দিতে পারেন। [চং 

5] ৬1 অর্থাৎ আমি দ্বীনের দাওয়াতের ব্যাপারে তোমাকে কোন কঠিণ্ নিক্ষেপ করতে চাই না, বধিরকে শুনানো ও অন্ধকে পথ দেখানোর | 

কোন দায়িত্ব তোমার নয়। তোমাকে এ জন্য একটি সহজ পন্থা দান করছি ঃ তুমি নসিহত করতে থাক, যতক্ষণ তুমি অনুভব কর | 

যে, ETE ET RN UE ন 

বুঝতে পার যে, halos te Sls Bias Abts BALE LOA lh Shela Sah scl RBS ঢ 


প্রথম আয়াতের 54]! শব্দকে এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 
নাষিল হওয়ার সময়-কাল £ 
স্রাটিতে যা কিছু বলা হয়েছে, তা প্রমাণ করে যে, এও মক্কার প্রাথমিককালে অবতীর্ণ সূরা সমূহের অন্যতম । [ 


কিন্তু এটা নাযিল হয়েছিল তখন, যখন নবী করীম (সঃ) স্বীন-প্রচারের কাজ শুরু করে দিয়েছিলেন । আর মক্কার চট 
টি লোকেরা তা শুনে শুনে তাকে উপেক্ষা করে চলার নীতি অবলম্বন করেছিল । 


মূল বিষয়বস্তু 


রি এ সূরার মূল বক্তব্য বুঝবার জন্য মনে রাখা আবশ্যক যে, একেবারে প্রাথমিককালে নবী করীম (সঃ) দ্বীনের | 
ইন তবলীগ প্রসংগে মাত্র দু'টো কথা লোকদের মনে বদ্ধমূল করার মধ্যেই তার যাবতীয় চেষ্টা কেন্দ্রীভূত ও সীমাবদ্ধ |: 
| রাখতেন । একটা হলো তওহীদ আর দ্বিতীয়টা পরকাল । মন্কার লোকেরা এ দু'টি কথ! মেনে নিতে কিছুতেই প্রস্তুত ঢং 
৪] হচ্ছিল না। এ দু'টো কথা মেনে নিতে তারা স্পষ্ট ভাষায় অস্বীকার করছিল । এ পটভূমি বুঝে নেয়ার পরই এ সূরার 
ও] মূল বক্তব্য অনুধাবনের দিকে দৃষ্টি নিক্ষেপ কর! যেতে পারে। 5 
এ সূরায় সর্বপ্রথম মানুষক সন্ত্স্থ ও সচকিত করার উদ্দেশ্যে সহসা তাদের সামনে একটা প্রশ্ন উপস্থিত ক_' 
ও] হয়েছে। জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কি খবর রাখো সেই সময়ের, যখন সমগ্র জগত আচ্ছন্রকারী এক মহাবিপদ [8 
৩] এতে পড়বে? এই প্রশ্রের পরই তার বিস্তারিত বিবরণ দেয়া শুরু হয়ে গিয়েছে। বলা হয়েছে, তখন সমস্ত মানুষ দুটো [ 
৬] ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে দুটো ভিন্নতর পরিণতির সন্মুখীন হবে। একটা দল জাহান্নামে যাবে এবং তাদেরকে [ 
9] নানাবিধ আযাব ভোগ করতে হবে । আর অপর দলের লোক উচ্চ মর্যাদাসম্পন্ন জান্নাতে গমন করবে এবং তাদেরকে 
১] রকম-বেরকমের নেয়ামতসমূহ দেয়া হবে। ন 
রর এভাবে লোকদেরকে হতচকিত করে দেয়ার গর সহসাই বিষয়বস্তু পরিবর্তিত হয়ে গিরেছে। তাদেরকে 
[শ্রী জিজ্ঞাসা করা হয়েছে, কুরআনের তওহীদ শিক্ষা ও পরকাল সংক্রান্ত সংবাদ শুনে যারা নাক £,টকায়, বিরক্তি প্রকাশ |: 
রী করে, তারা কি সামনে প্রতি মুহূর্তে সংঘটিত ঘটনাবলী লক্ষ্য করে দেখে না? আরবের বিশাল মরুভূমিতে উটের চু 
ও ওপরই তাদের জীবন-যাত্রা সম্পূর্ণরূপে নির্ভরশীল এ উটগুলোকে যে তাদের মরু জীবনের প্রয়োজন পূরণে সক্ষম < 
পু ও উপযোগী বিশেষত-দিয়ে সৃষ্টি করা হয়েছে-মরুডুমিতে চলতে পারে যেসব যোগ্যতা-দক্ষতা থাকলে তা দিয়েই যে 
ই] তাকে বানানো. হয়েছে, এ কথা কি তারা কখনো বিবেচনা করে দেখে না? তারা যখন সুদূর পথে যাত্রা করে, তখন | 
পটু তারা হয় নীল আকাশ দেখতে পায়, নয় পাহাড় কিংবা ধু ধূ করা মাটি । এ তিনটি জিনিস সম্পর্কে তাদের : 
ন] চিন্তা-বিবেচনা করা কর্তব্য । উর্ধলোকে এ আকাশ কিভাবে চতুর্দিকে আচ্ছন্ন ও পরিবেষ্টন করে আছে? সম্মুখের এ ১: 


পাহাড় কিভাবে মাথা উঁচু করে দাড়িয়ে আছে? নিম্নের ধরণীতল কি করে বিস্তীর্ণ হয়ে রয়েছ? এসব কোন কোন 


৯] মহাশক্তিমান নিরংকুশ ক্ষমতাধর ও সুবিজ্ঞ সুনিপৃণ শিল্পীর অপূর্ব দক্ষতা ছাড়া সম্ভব হয়েছে কি? এক সৃষ্টিকতা তার [৪ 
৪] অসামান্য বুদ্ধিমত্তা ও অসীম ক্ষমতাবলে এসব তৈরী করেছেন এবং এ ব্যাপারে অপর কেউই তার শরীক নেই, এ চর 
বু কথা যদি তারা স্বীকার করে ও যেনে নেয়, তাহলে তাকেই এক ও একক রব মেনে নিতে এর। অস্বীকার করবে |: 
্ কেন? তিনি এসব সৃষ্টি করতে সক্ষম ছিলেন এ কথা যদি তারা মানে, তাহলে তিনিই'যে কিয়ামত সৃষ্টিতে সক্ষম- | 
শন মানুষকে পুনরায় পয়দা করতে পারবেন এবং জান্নাত ও জাহান্নাম বানাতেও তিনি সমর্থ-এ কথা মেনে নিতে তারা চি 
| দ্বিধাত্িত ও অনিচ্ছুক হবে কেন? তাদের.এ দ্বিধা ও অনিচ্ছার পশ্চাতে কোন যুক্তিসঙ্গত কারণ আছে কি? রঃ 


বস্তুত £ অতীব সংক্ষিপ্ত ও অত্যন্ত হীসম্মত যুক্তির ভিত্তিতে মূল বক্তব্য এখানে পেশ করা হয়েছে-এবং তা বুঝিয়ে ছু 
দেয়া হয়েছে । এরপর কাফেরদের দিক হতে মুখ ফিরিয়ে নবী করীম (সঃ)কে সম্বোধন করা হয়েছে, এ লোকেরা টি: 
এহেন যুক্তিসঙ্গত ও বিবেকসম্মত কথা যদি না-ই মনে, তো না মানুক। তোমাকে এদের ওপর “জবরদস্তিকারী' 
বানিয়ে পাঠানো হয়নি তো, কাজেই জোরপূর্বক এদের দ্বারা কোন কথা স্বীকার কর্যনোর কোন প্রশ্নই উঠতে পারে | 
না। তোমার কাজ হলো শুধু নসীহত করতে থাকা-নসীহত করে যাওয়া । অতএব আপনি তা-ই করে যান- করতে [টি 
]থাকুন। এদেরকে শেষ পর্যন্ত তো আমার নিকটই ফিরে আসতে হবে। তখন জামি এর পুরোপুরি হিসাব গ্রহণ চি 
করবো এবং অমান্যকারীদের কঠিন শাস্তি দেব.। bs 


LAS 2) ন্ট 
০৩৫০2790535 (AA) 


পাল পাশা তা 


Moe 


৪ 


এক তার রুকু 


০১৪৯৯: পা 2019 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময়! আল্লাহর নামে (শুরু করছি) 


বর 12067 2%, 54 
উ 2 ৬502 FIL HE ৫৩ SHAN Hl 


ফুটন্ত ঝর্ণা থেকে পান করানো উত্তপ্ত আগুনে ভশ্মিভীত হবে ক্লান্ত শ্রান্ভ কঠোর শ্রম 


হবে (পানি) (হবে) নিরত (হবে) 
(মক্কায় অবতীর্ণ) 
মোট আয়াত £ ২৬, মোট রুকু £ ১ 


দয়াবান মেহেরবান আল্লাহর নাষে- 


১। তোমার নিকট সেই আচ্ছন্্কারী কঠিন বিপদ (অর্থাৎ কিয়ামত)-এর বার্তা পৌছেছে কি? 
২-৪। সেই দিন কতক মুখমন্ডল ১ ভীত-সন্ততস্ত হবে, কঠোর শ্রমে নিরত হবে, শ্রান্ত-ক্লান্ত কাতর হবে, তীব্র অগ্নি [ডি 
শিখায় ভস্মিভূত হবে! | ন 
_৫'। টগবগ করে ফুটন্ত ঝর্ণার পানি তাদেরকে পান করতে দেয়া হবে। 


-৮৮ সূরা আল গাশিয়া_ ৫৭ পারা ৩০ 


DC On Ox x nl OH Cu ou OR 


MVM UC 


2০৮৫৮ 


(০80৮২০০৪০৮২ 


টে dy 


x 


2. 2+ L777 FF 22 GY 2 4 2 ৫ € ৮ পে 22/724, 
উপশম করবে না আর পুষ্ট করবে না কাটাযুক্ত থেকে এছাড়া (অন্য কোন) তাদের নেই 
তো) ঝাড় খাদ্য জন্যে 


2* 2৫৫2 NG Ce ৮১৫০5১৮5552 : 
ঠ ৩5৭9 Gi ০৪৪৩ ১৮৪৪৮১৩5৮০4 


জান্নাতের (তারা থাকবে) সম্ুষ্ট হবে তার প্রচেষ্টার উজ্জ্বল হবে সেদিন (অনেক) ক্ষুধা 
মধ্যে জন্যে মুখমন্ডল 


পে ১১ 2 AI Fs, EAA LAs পঠিত পর সাতশ 
১১6৪১৩৬০০৮৯ 2255৭ EF *) 852) 
ঝর্ণা তার মধ্যে কোন অর্থহীন তার মধ্যে শুনবে না উন্নত মর্যাদা 
(থাকবে) কথা 
4 Y Br MG 
042% HS 
এবং সুসজ্জিত { 
(থাকবে) 2 ( 
2 2PM, ta SES 
০১৯ dL 0585 62552 
উটের প্রতি তারা লক্ষ্য করে তবেকি ১ সুকোমল 
রদ পা 2১ এপার তি পর পর তো (থাকবে 
dL 58০3) HSI 590 ৫ 


দিকে এবং ডউচু করা কেমন আকাশের দিকে এবং 
হয়েছে 


৬-৭ কাটাযুক্ত শুষ্ক ঘাস ছাড়া অন্য কোন খাদ্য তাদের জন্য 
থাকবে না, যা না পরিপুষ্ট বানাবে, না ক্ষুধা নিবৃত্তি করবে। 
৮। কতিপয় চেহারা সেদিন চাকচিক্যময় সমুস্তাসিত হবে ।, 
৯। নিজেদের চেষ্টা সাধনার জন্য সত্তুষ্টচিত্ত হবে । 

১০। উন্নত মর্যাদাসম্পন্ন জান্নাতে অবস্থান করবে। 

১১। কোন বাজে কথা সেখানে শুনবে না। 

১২। তথায় ঝর্ণাধারা প্রবাহমান হবে, 

১৩ । তাতে উচ্চ আসনসমূহ থাকবে; 

১৪ । পানপাত্রসমূহ সুসজ্জিত থাকবে, 

১৫-১৬। ঠেশ বালিশসমূহ সারিবদ্ধ থাকবে এবং মূল্যবান সুকোমল শয্যা বিছানো থাকবে । 

১৭। (এ লোকেরা যে মানছে না) এরা কি উদ্রসমূহকে দেখতে পায় না- কেমন করে সৃষ্টি করা হয়েছে? 
১৮ । আকাশমন্ডল দেখে না, কিভাবে তাকে স্থাপন*করা হয়েছে? 

১৯। পর্বতমালা দেখে না, কিরূপে সেগুলোকে শক্ত করে দীড় করিয়ে দেয়া হয়েছে? 


2৪ ৯৫০৫ ৬ রিচি 
2৩৬৩৪ ৬ HS 0. 


তাকে অতঃপর অস্বীকার করে ও মুখ ফিরায় অরশ্য জবরদন্তিকারী জালের উপর তুমি নও 
আযাব দেবেন 


৫০ ৫) 5৮ EY) ৫১৬56 এ 


আমাদের উপর ' নিশ্চয় অতপর ০4 কঠিন আযাব আল্লাহ 
(দায়িত্ব) নি 


২০। ভূমন্ডল দেখে না, কিভাবে তাকে বিছিয়ে দেয়া হয়েছে? ২ 

২১। সে যা হোক, (হে নবী?) তুমি উপদেশ দিতে থাক: কেননা তুমি তো একজন উপদেশ দানকারী মাত্র । 
২২। তাদের উপর জবরদস্তিকারী তো নও । 

২৩-২৪। অবশ্য যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে এবং অস্বীকার করবে আল্লাহ তাকে কঠিন-কঠোর শাস্তি দেবেন। 
২৫ । তাদেরকে তো প্রত্যাবর্তন করতে হবে আমাদেরই নিকট । | 
২৬। অতঃপর তাদের হিসাব গ্রহণ আমাদেরই দায়িত্ব । 


২। অর্থাৎ পরকাল সংক্রান্ত কথাবার্তা শুনে এরা যদি বলে এসব কেমন করে সম্ভব; তাহলে এরা কি. তাদের চতুর্দিকের [ 
পরিবেশের উপর দৃষ্টি নিক্ষেণ করে না এই উষ্টি কিরূপে সৃষ্টি হলো? এ আকাশন্ডল কিভাবে উন্নীত হলো? এই পাহাড় F 
কিভাবে সংস্থাপিত হলো? এই ধরণী কিভাবে বিস্তীর্ণ হয়ে আছে- এ সমস্ত জিনিস যদি সৃষ্টি হতে পারে এবং সৃষ্ট হয়েই | 
তাদের চোখের সামনে বর্তমান আছে, তাহলে কিয়ামত হতে পারবে না কেনঃ পরকালে আর একটি জগত কেন গড়ে চি 
উঠতে পারবে না? বেহেশত ও দোযখের অস্তিত্ব কেন সম্ভব নয়? 


ত 
3 
(=) 
2 
তি 
2 
০) 
নি 
খা 
2 
ys 
5 
০ 
3 
শা) 
2] 
ড 
a 
০ 
3 
৮ 
5 
3 
2 
তি 
টি 
৩ 
» 
০ 
a 
C) 
FY) 
০ 
ই 
০ 
৯ 
9 
3 
2 
2 
০ 
্ 
3 
3 
০ 
a 
০ 
১ 
5 
এ 
হট 
ন্‌ 
রি 
9 
2 
2 
ও 
5 
3 
Fo 
০ 
2 
৩ 
9. = 
Ee 
5 
৬ 
ই 
৩ 
3 
9 
ই 
্ 
্ 
০ 
a 
০ 
2 
৩ 
3 
'S 
2 
3 
৩ 
ন 
ও 
FS 
৩ 
. 
৩ 
৪ 
৬ 
2 
৩ 
a 
a 
FS) 
০ 
3 
S 
» 
3 
he 
2 
৮ 
ও 


(oC ont OW PC OM‘ oC OH HT 


সূরার প্রথম শব্দটিই এর নামরূপে নির্দিষ্ট হয়েছে। 

এর বিষয়বস্তু ও আলোচিত কথা হতে জানতে পারা যায় যে, মক্কায় যখন. ইসলাম গ্রহণকারীদের ওপর | 
নু অত্যাচার-যুলুমের স্টীম রোলার চালানো শুরু হয়ে গিয়েছিল, ঠিক সে সময়ই এ সূরাটি নাযিল-হয়। এ কারণে এ | 
শর সূরায় মন্জার লোকদেরকে আদ, সামুদ ও ফিরাউনের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে. 
পরকালে শাস্তি ও পুরস্কার প্রমাণ করাই এর বিষয়বস্তু- কেননা মক্কাবাসীরা একে বিশ্বাস করতো না এ F 
ও] উদ্দেশ্যে এ সূরাটিতে ক্রমাগত ও পর পর যুক্তি উপস্থাপন করা হয়েছে। এখানে সেই পরম্পরা অনুযায়ী যুক্তিসমূহ | 
শর বিষেচনা করা যাচ্ছে £ | শ 
৪] সূরা'র শুরুতেই ফযর, দশ রাত, জোড় ও বেজোড় এবং বিদায়ী রাতের শপথ করা হয়েছে এবং শ্রোতাদের [ 
নী নিকট প্রশ্ন করা হয়েছে, তোমরা যে কথাকে মানছো না- অস্বীকার করছো, তার সত্যতার সাক্ষী বু প্রমাণ হিসেবে [ 


| এ জিনিসগুলো কি যথেষ্ট নয়? এ জিনিসগুলোর নামে শপথ করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে যে, আল্লাহর কায়েম [5 


] করা এ বিজ্ঞানসম্মত মহাব্যবস্থা পর্যবেক্ষণের পর এটা যিনি কায়েম করেছেন, তিনি যে পরকাল কায়েম করতে | 
পারেন এবং মানুষের নিকট তার যাবতীয় আমলের হিসাব-নিকাশ গ্রহণ করাই যে যুক্তির অনিবার্য দাবী ভা 
অকাট্যভাবে প্রমাণের জন্য অপর কোন সাক্ষ্য বা প্রমাণের প্রয়োজন থেকে যায় কি? ? 


এরপর মানুষের ইতিহাস হতে যুক্তি পেশ করা হয়েছে । ইতিহাসখ্যাত 'আদ, সামূদ ও ফিরাউনের মর্মান্তিক | ূ 


পরিণতি পেশ করে বলা হয়েছে, এরা যখন সীমালংঘন করলো এবং পৃথিবীতে অকথ্য বিপর্যয় সৃষ্টি,করলো, তখন | 
আল্লাহর আযাবের চাবুক তাদের ওপর বর্ষিত হলো । এ ব্যাপারটি নিঃসন্দেহে প্রমাণ করে যে, বর্তমান বিশ্ব-ব্যবস্থা [ 
কতিপয় অন্ধ ও বধির শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে না। এ দুনিয়া কোন “মগের মুলুক' নয় । বরং এক মহাবিজ্ঞানী | 
ও সুবিজ্ঞ-কুশলী শাসক 'এর ওপর রাজতু করছেন। তার বিজ্ঞতা ও সুবিচার নীতির অনিবার্য কার্যকারিতা এ |: 
দুনিয়ায়ই মানবেতিহাসের বিভিন্ন পর্যায়ে ক্রমাগত ও বারবার, অমোঘভাবে পরিলক্ষিত হচ্ছে। বুদ্ধি-বিবেক ও | 
3] নৈতিক অনুভূতি দিয়ে যাকে তিনি এ জগতে ক্ষমতা চালানোর ইখতিয়ার দিয়েছেন তার নিকট জিজ্ঞাসাবাদ করা, [ 
তার নিকট হতে যাবতীয় কাজের হিসাব গ্রহণ করা এবং তার ভিত্তিতে তাকে শাস্তি বা ভালো প্রতিফল দান করা 
তারই এক অপরিবর্তনীয় নীতি । এর ব্যতিক্রম কখনো হয়নি- হতে পারে না। 

অতঃপর মানব সমাজের সাধারণ নৈতিক অবস্থার পর্যালোচনা করা হয়েছে । আরব জাহেলিয়াতের অবস্থা তো [ 
] তখন সকলের সামনে কার্যতই স্পষ্ট ছিল। এ সূরায় তার দুটো দিকের বিশেষ দৃষ্টিতে সমালোচনা পেশ করা | 
মু হয়েছে। একটা হলো, লোকদের বস্তুবাদী দৃষ্টিভঙ্গী । এ কারণেই তারা নৈতিকতার ভালো-মন্দ বিবেচনা না ফরে | 
[| নিছক বৈষয়িক ধন-দৌলত, এশ্বৰ্য-বৈভব ও মান-মর্যাদা লাভ না হওয়াকেই সম্মান ও লাঞ্ছনার মানদন্ড বানিয়ে [ 
ন্ট নিয়েছিল । এশ্বর্যশীলতা যে কোন পুরস্কার নয়, রিষকের স্বল্লতাও যে কোন শাস্তি নয় এ কথা তারা সম্পূর্ণ ভুলে Ff 
নু বসেছিল । আল্লাহতা"আলা যে মানুষকে এই উভয় অবস্থায় ফেলে তার পরীক্ষা নিয়ে থাকেন৷ তিনি এর মাধ্যমে [: 
নু বাস্তবভাবে দেখতে চান যে ধন-সম্পদের অধিকারী হয়েই বা মানুষ কিরূপ আচরণ গ্রহণ করে, আর্থিক সংকটের | 


- আর দ্বিতীয় এই যে, পিতার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে ইয়াতীম সন্তান চরমভাবে অসহায় হয়ে পড়ে। [টি 
] গরীব লোকদের পৃষ্ঠপোষক কোথাও কেউ নেই, সুযোগ বা সুবিধা পেলেই ইয়াতীমের সব উত্তরাধিকার হরণ করা রি 
] হয়; দুর্বল, অক্ষম অংশীদারদেরকে বঞ্চিত করা হয়। অর্থলোভ এক অতৃপ্ত পিপাসার মত মানুষকে পেয়ে বসেছে, |. 
ত্র যত সম্পদই করায়ত্ত হোক না কেন, মানুষের ধন-পিপাসা৷ কোনক্রমেই চরিতার্থ হয়'না- এটাই হলো মানব সমাজের ২. 
] সাধারণ নৈতিক অবস্থা । আলোচ্য সূরায় এরূপ সমালোচনার লক্ষ্য হলো মানুষের মনে এ জিজ্ঞাসা জাগ্রত করা যে, [5 
ত্র এ দুনিয়ায় যে লোকদের এরূপ অবস্থা- এরূপ আচরণ ও কর্মনীতি, পরকালে তাদের হিসাব-নিকাশ নেয়া হবে না | 
০] কেন? তাদেরকে শাস্তি ও শুভ প্রতিফলের সন্মুখীন না করে এমনিই ছেড়ে দেয়া হবে কেন? র 


সূরার শেষ পর্যায়ে স্পষ্ট ভাষায় ঘোষণা করা হয়েছে যে, হিসাব-নিকাশ হবে, অবশ্যই হবে । হবে সেদিন, যখন 
আল্লাহতা'আলার আদালত কায়েম হবে । এ হিসাব-নিকাশ অমান/কারীরা সেদিন সে কথাটা বুঝতে পারবে, যা BR: 
আজ শত বুঝানোর. ফলেও বুঝতে পারছে না। কিন্তু সেদিন বুঝতে পারলে কোনই লাভ হবে না। অমান্যকারীরা | 
সেদিন আফৃসোস করবে, দুনিয়ার জীবনে আমরা আজকের দিনের জন্য কোন ভালো বাবস্থা করিনি কেন? কিন্তু এ [5 


আফসোস সেদিন আল্লাহর আযাব হতে তাকে বাচাতে পারবে না। পক্ষান্তরে দুনিয়ার জীবনে যারা আসমানী সহীফা চি 


ও নবী-রসূল উপস্থাপিত মহাসত্যকে পরম আন্তরিকতা সহকারে গ্রহণ করবে, আল্লাহ্‌ তাদের প্রতি সেদিন রাহি [টি 
হবেন, আর তারাও আল্লাহর দান পেয়ে রাযি হবে । তাদেরকে সেদিনে আল্লাহর মনোনীত বান্দাহদের মধ্যে শামিল | 
হবার এবং জান্নাতে দাখিল হবার উদাত্ত আহবান জানানো হবে । র 


EES Sted (5৭) 

মক্কী ফযর সূরা ত্রিশ তার আয়াত 
os ৩" xl abl ~~ 
= অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
REA 5 পরত 2/4, 26) ৫২ 2৫ ALY 22d 
© 2 312 50১১৯) 5 Bil SOP YU 3 O02 
তা যেতে যবন রাতের শপথ বেজোড়ের ও জোড়ের শপথ দশ রাতের শপথ ফযরের শপথ 

থাকে 

LEA nel Kr রে এপার » 2 ৩৬৬ ZL ৮ 57 
267 ০৩০ ৩৫৫2 "OR SN 3 (১ 


তোমার করেছেন কেমন তুমি দেখ নাই কি বিবেকসম্পন্নদের জন্য কোন শপথ এর 
রব | (কোন প্রমাণ) 


ছাক্হ MS 2422 
০2১০৬ ৩৪ ৬০% 
দেশ সমূহে তার সমতুল্য সৃষ্টি করা হয় নাই যা (এমন শ্তন্তের অধিকারী এরামের আদেব সাথে টং 


(কোন জাতি) ছিল যে) 
Pd 


৬৮ 1৩৫2 এ পাঠ ৬ 2 2 NA LIE দির 
: 526,55 ১2> 352829962৮1 G2) 5352 


লৌহ শলাকার (যে ছিল) (কেমন করেছেন) এবং উপত্যকার প্রস্তর খোদাই যারা (কেমন করেছেন) এবং B' 
(সেন্য শিবিরের) অধিপতি ফিরআউনের (স্মধে) (ভূমিসমূহ) . করেছিল সামুদরে (সাথে) | 


সূরা আল-ফযর 
€মক্কায় অবতীর্ণ) 
মোট আয়াত £ ৩০, মোট রুকু £ ১ 
৯ দয়াবান মেহেরবান আল্লাহর নামে 
লি] ১-৪ । শপথ ফযরের, দশ রাতের, জোড় '3 বে-জোড়ের এবং র্মতের- যখন তার অবসান হয়। 
দু]. ৫ 1 এ সবে কোন বুদ্ধিমান ব্যক্তির জন্য কোন শপথ ১ আছে কি? 
টু ৬-৭ । তুমি কি দেখ নাই তোমার রব উচ্চ স্তম্ভ নির্মাণকারী আদ-ইরামের জাতির সাথে কি ব্যবহারটা করেছেন, 
টু] ৮। যাদের মত কোন জাতি দুনিয়ার দেশসমূহে পয়দা কর! হয় নাই । 
৫ ৯1 আর সামূদের সাথে, যারা উপত্যকায় প্রস্তর ভূমিসমূহ খোদাই করেছিল? 
টু] ১০। সে সংগে লৌহশলাকাধারী ফিরাউনের সংগে কি ব্যবহারটা হয়েছিল। 
তব ১। আল্লাতগুলো সম্পর্কে চিন্তা করলে সুস্পষ্টন্থপে বুঝতে পারা যায়- রসূলুল্লাহ (সঃ) ও কাফেরদের পারলৌকিক * 
=; ও পুরক্ষার ব্যাপারে আলোচন্া-পর্যালোচনা চলছিল, হুযুর (সঃ) এ বিষয়ের সত্যতা প্রমাণ করতে চাচ্ছিলেন এবং 
তা ক্রমাগত অস্বীকার করে চলেছিল। এ প্রসংগে চারটি বস্তুর শপথ করে বল! হয়েছে- এই সত্য কথার ছু 
সমর্থনে ও প্রমাণে সাক্ষ্যদানের জন্য এরপর আর কোন শপথের প্রয়োজন বাকী থাকে কি? টি 


3 2. 2৮৫1 2 A 2 
উগ্ঠে। (3 ACSI 3 


বিপর্যয় তার মধ্যে আর এভাবে (বিভিন্ন) মধ্যে 
বৃদ্ধি করেছিল দেশে . 


পর্ণ বর্ণ ৫ 


উর. পল হা 
5 0L0 Ue bs 


রর 


০০৮ 


NG) রব 


তার রিযিক তার উপর সংকীর্ণ তাকে পরীক্ষা যখন আর 
- করেন 


করেন র 

রা ৮০১০৮ পা 2202 ৫) 21442 2 rer 
(০)৮৫ কি ~~ ৯ 

ডেকা 9৮৮৩ 3 ৩ ১০ ০ 5৩1 

.'তোমরা সম্মান কর লা . বরং কক্ষণ আমাকে 

না হেয় করছেন 


£১। এই লোকেরা দুনিয়ার বিভিন্ন দেশে সীমালংঘন করেছিল, 

| ১২। এবং সেই সব স্থানে বড় বিপর্যয় সৃষ্টি করেছিল । 

১৩। শেষে তোমার খোদা তাদের উপর আযাবের চাবুক বর্ষণ করলেন। 

১৪। বস্তুত তোমার খোদা ঘাটিতে প্রতীক্ষমান হয়ে আছেন ২। | 

১৫ । কিন্তু মানুষের অবস্থা এই যে, তার খোদা যখন তাকে পরীক্ষায় ফেলেন এবং তাকে সম্মান ও নি'আমত দান | 

করেন, তখন সে বলে £ আমার খোদা আমাকে সম্মানিত করেছেন। 3 

১৬ । আর যখন তাকে পরীক্ষার সম্মুখীন করেন এবং তার রিযক তার জন্য সংকীর্ণ করে দেন, তখন সে বলে, আমার চট 

খোদা আমাকে লাঙ্কিত করেছেন ৩। ৃ 

গু ১৭। কক্ষণও নয়, বরং তোমরা ইয়াতীমের র সাথে সম্মানজনক ব্যবহার কর না, 

২। ঘাটি বলা হয়- এমন গোপন স্থানকে যেখানে কোন লোক কারুর অপেক্ষায় আত্মগোপন করে বসে থাকে এই উদ্দেশ্যে যে, সেই ৃ 

খনি সেখানে আসবে তখনি অতর্কিতে তার উপর আক্রমণ করা হবে। লোকটি তার পরিণতি সম্পর্কে বেখবর ও নিশ্চিন্ত 

হয়ে সে স্থান অতিক্রম করতে যায় এবং সহসা শিকারে পরিণত হয়। যেসব লোক দুনিয়ায় অশাস্তি-বিপর্যয়ের তুফান সৃষ্টি করে রাখে 
এবংআল্লাহ যে আছেন যিনি তাদের গতিবিধি ও কার্য-কলাপের উপর লক্ষ্য রাখছেন এ কথা যারা মনেই করে না, আল্লাহর যুকাবিলায় |: 
সেই সব যালেমদেরও ঠিক অনুরূপ অবস্থাই হয়ে থাকে । তারা সম্পূর্ণ নিভীকতার সাথে দিনের পর দিন তাদের দুষ্টামি, দুষ্কৃতি, 
যুলুম-পীড়নের মাত্রা অধিক থেকে অধিকতর বৃদ্ধি করতে থাকে । এইভাবে বাড়তে বাড়তে তারা যখন সেই সীষাটি অতিক্রম করতে || - 
চায় বার পর তাদের এগিয়ে যেতে দিতে আল্লাহ প্রস্তুত নন, তখন অকস্মাৎ আল্লাহর আযাবের চাবুক তাদের উপর বর্ষিত হয়। 

.৩। বস্তুত একেই বলে মানুষের বস্তুতান্ত্রিক জীবনাদর্শ ও দৃষ্টিকোণ ৷ দুনিয়ার ধন-সম্পত্তি ও পদ-প্রতিপত্তি লাভ করাকেই এই প্রকারের; 
দৃষ্টিতংগিসম্পন্ন লোকেরা ইজ্জত সম্মান ও তা না পাওয়াকে হীনতা ও অমর্যাদা মনে করেন। কিন্তু বন্তুতপক্ষে তারা এই আসল সত্য 
তত্ত্ুটি বুঝেনা! যে, আল্লাহতা'আলা দুনিয়াতে যাকে যা৷ কিছু দিন না কেন,'তা পরীক্ষার জন্য দিয়ে থাকেন। সম্পদ ও ক্ষমতা দ্বারা টু 

দ্বার [] . = 


শর, 929 
[4 ০8:27 ৮০ 2 2 PAA A 
5266 OS AGE &৪ 
শর্ত 
তোমরা খাও এবং মিসকীনের খাদ্য দানের জন্য তোমরা 
উৎসাহিত 


ন 
El রত - (৮ -৯ রণ ছি রে < % ৮১৮০ 
19) ১ 6৩৬৮ ৩. IOS ? SS ৭ 
চূর্ণবিচূর্ণ করা যখন কক্ষণ খুব বেশী ভালবাসা ধনমাল তোমরা এবং সম্যকভাবে খাওয়া (5 
রি রা এ বিণ ৭6 রঘু চিরিক 
$(65 (2 640) 25 7 265 85 ০০০১) 
&] সারি সারি ফেরেশতারা ও তোমার আসবেন 
রব 


222 এ AANA 
(2 0038] HE 2G 


শ রর ক চা 2/324 
a 


তে রি 1 722৬ 1 25 
৩৮০৯১ ৩) ১৩০১ ১০৪ ১৬ 
অতঃপর আমার এ জীবনের আমি আগে 

সেদিন জন্য (কিছু নেকী) পাঠাতাম (যদি) 


৯৫ পোরা LLL Le 24 A 4৮6৮ NE এ Z 
6০1 509 529 HUE ০৩৩ *) 


(অন্য) তারবাধনের বাধতে না ৃ তার আযাবের আযাব দিতে না 
কেউ (মত) পারবে কেউ মত পারবে 


১৮ । এবং গরীব মিসকীনকে খাবার খাওয়ানোর জন্য পরস্পরকে উৎসাহিত কর না। 

১৯। মীরাসের সব মাল সম্যকভাবে খেয়ে ফেল। 

২০। ধন-সম্পদের মায়ায় তোমরা খুব বেশী কাতর । bi 
২১-২৩ ৷ কক্ষণও নয় ৪ পৃথিবী যখন ক্রমাগত কুটে কুটে বালুকাময় বানিয়ে দেয়া হবে এবং তোমার খোদা | 
আত্মপ্রকাশ করবেন- এমতাবস্থায় যে, ফেরেশতারা সারিবদ্ধভাবে দণ্ডায়মান হবে এবং জাহান্নাম সেদিন সর্বসমক্ষে | 
উপস্থিত করা হবে । সেদিন মানুষ চেতনা লাভ করবে । কিন্তু তখন তার বোধ শক্তি জাগ্তত হওয়ায় কি লাভ হবে। 
২৪। সে বলবে, হায়! আমি যদি এই জীবনের জন্য অগ্রিম কিছু ব্যবস্থা গ্রহণ করতাম! 

২৫। অতঃপর সেদিন আল্লাহ যে আযাব দিবেন, তেমন আযাব দেবার আর কেউ নেই, 

২৬। এবং আল্লাহ যেমন বাধবেন তেমন বাধবারও কেউ নেই। 


অর্থাৎ তোমরা যে মনে করে নিয়েছ,“ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোষরা যা ইচ্ছা সব কিছু করতে থাকবে এবং চি 
কখনও তোমাদের কৃতকর্মের জবাবদিহির সময় আসবে না- তোমাদের এ ধারণা সম্পূর্ণ ভুল। 


FDS এ 20950 £ 
পর লারা 

দিকে তুমি ফিরে প্রশান্ত আত্মা (বলা হবে) 
আস 


র্‌ 


7 


2৯ 23,42 ১৮ হ ক, 5৫ 
CB ৯১৬ or 
মধ্যে অতঃপর প্রিয় পাত্রও 

(তার নিকট) 


২৭ ২৮। (অপরদিকে বলা হবে) হে প্রশান্ত আত্মা ৫! তোমার রবের দিকে চল এরূপ অবস্থায় যে তুমি (তোমার 
ভালো পরিণতির জন্য) সন্তুষ্ট এবং (তোমার খোদার নিকট) প্রিয়পাত্র ৷ 


২৯-৩০ আমার (নেক) বান্দাহদের মধ্যে শামিল হও এবং প্রবেশ কর আমার জান্নাতে । 


৫। 


প্রশান্ত আত্মা' বলে সেই লোককে বুঝানো হয়েছে, যে কোন প্রকার সন্দেহ-সংশয় ছাড়া পূর্ণ প্রশান্তি ও চিত্তের স্থিরতা 


স্হকারে ‘লা শরীক একমাত্র আল্লাহর নিজস্ব রক ও নবী-রসূলগণের আনীত সত্য দ্বীনকে নিজের জীবন-বাবস্থারূপে 
গ্রহণ করেছে। 


সূরার প্রথম আয়াত ১১! ১4 ৮513 -এর 'আল-বালাদ' শব্দটিকে এর নামরূপে নির্দিষ্ট করা : 


নাযিল হওয়ার সময়-কাল . - 

এ সূরার মূল বক্তব্য ও বাচনভংগী মন্ধী জীবনের প্রাথমিককালে অবতীর্ণ সূরাসমূহের মতই । কিন্তু এতে এমন | 
একটা ইংগিত পাওয়া যায়, যা হতে বুঝা যায় যে, এটা, নাযিল হয়েছিল তখন, যখন মক্কার কাফেররা নবী করীমের | 
(সঃ) সঙ্গে শত্ৰুতা করার জন্য উঠে-পড়ে লেগেছিল এবং তার ওপর যে কোন অত্যাচার ও পীড়ন চালানোকে তারা 


] সম্পূর্ণ হালাল মনে করে নিয়েছিল ৷ 


2 
5 
ডি 
F< 
Ee 
ke 
2 
Ea 
5৪ 
ন্‌ 
৪১ 
5 
2১ 
ন 


PEE TUTE CUE Ue ge 


| Cn x x on 


বিষয়বস্তু ও মূল বক্তব্য 


এ সূরায় একটা অনেক বড় বক্তব্যকে কয়েকটি সংক্ষিপ্ত বাক্যের মধ্যে ভরে দেয়া হয়েছে। এক পূর্ণাঙ্গ : 


জীবন-দর্শন এ ক্ষুদ্রায়তন সূরাটির ছোট্ট ছোট্ট বাক্যের মাধ্যমে অতীব মর্মস্পর্শী ভংগীতে বিবৃত হয়েছে, যদিও এ [নি 


কথা বলার জন্য এক বিরাট গ্রন্থও যথেষ্ট হবে না । বস্তুত এ কুরআন মজীদের সংক্ষেপে কথাবলা ক্ষমতার এক |; 
বিরাট ও তুলনাহীন নিদর্শন । দুনিয়ায় মানুষের এবং মানুষের জন্য দুনিয়ার সঠিক মর্যাদা বা হিসাব কি তা বুঝানোই | 
হলো এ সূরার মূল বক্তব্য ও বিষয়বস্তু | সে সংগে এ কথাও বলে দেয়া হয়েছে যে, আল্লাহতা'আলা মানুষের 


সৌভাগ্য ও দুর্ভাগ্য লাভের দু'টো পথই উন্মুক্ত করে দিয়েছেন। তা দেখবার ও বুঝবার এবং সে পথে চলার [5] 
উপায়উপকরণওতিনিই পরিবেশন করে দিয়েছেন। এখন মানুষ কল্যাণ ও সৌভাগ্যের পথে চলে শুভ পরিণতি লাভ [| 


করবে, কিংবা দুর্ভাগ্য ও অমংগলের পথে চলে অত্যন্ত অশুভ পরিণতির সম্মুখীন হবে, তা সম্পূর্ণভাবে তার নিজের | 
চেষ্টা ও শ্রম-মেহনতের উপর নির্ভর করে। . রি 

পবিত্র কুরআনের বক্তব্য এই যে, এ দুনিয়া মানুষের জন্য কোন বিশ্রাম লাভের স্থান নয় । এখানে তাকে কেবল | 
মজা লুটবার ও স্বাদ আস্বাদনের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। বরং এখানে মানুষের সৃষ্টিই হয়েছে কঠোর কষ্ট ও শ্রম 
অবস্থার মধ্যে । এ মহাসত্যটি সপ্রমাণিত ও স্পষ্ট করে তোলার জন্য সূরার শুরুতেই মক্কা নগর ও তাতে স্বয়ং রসূলে [8 
করীমের (সঃ) ওপর আপতিত বিপদ-মুসীবত এবং গোটা আদম সন্তানের সার্বিক অবস্থাকে পেশ করা হয়েছে। |: 
উপরোক্ত কথাটি খদি সূরা নজ্ম-এর ৩৯ নম্বর আয়াত (৮৮1 ১৮০১৩ ০৪) “মানুষের জন্য শুধু তাই | 
যার জন্য সে চেষ্টা ও কষ্ট স্বীকার করে"- এর সঙ্গে মিলিয়ে পাঠ করা হয়, তাহলে পুরোপুরিভাবে স্পষ্ট হয়ে ওঠে ৮5 
যে, দুনিয়ার এ কর্ম ক্ষেত্রে মানুষের ভবিষ্যৎ কেবলমাত্র তার নিজের চেষ্টা-প্রচেষ্টা ও শ্রম-সাধনার ওপর সম্পূর্ণরূপে 
নির্ভরশীল। | রি 
এরপর মানুষের একটা ভুল ধারণা দূর করা হয়েছে বলা হয়েছে, মানুষ মনে করে যে, এ দুনিয়ায় সেই আছে, 


সে ছাড়া আর কোথাও কেউ নেই। তার কাজের ওপর কড়া দৃষ্টি রাখতে পারে এবং তার কাজকর্মের জন্য তাকে | 


পাকড়াও করতে পারে এমন কোন উচ্চতর শক্তি বা সত্তা আছে এ কথা মানুষ মনেই করে না। অথচ এটাই হলো চু: 
মানুষের সর্বাপেক্ষা মারাত্মক ভুল ধারণা । অতঃপর মানুষের অসংখ্য মুর্খতাব্যজক নৈতিক ধারণার মধ্য হতে পর 
দৃষ্টান্তস্বরূপ একটার উল্লেখ করে বলা হয়েছে, দুনিয়ায় মানুষ শ্রেষ্ঠত্ব ও মহত্মের একটা ভ্রান্ত মানদন্ড নির্দিষ্ট করে 
নিয়েছে। যে ব্যক্তি নিজের বড়ত্ব্রে প্রদর্শনী করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থ ব্যর করে সে তার এ রাজকীয় 


শব্দাথে কর, _-& 


Sl DEL AL Om On OR Ou ২৯8 ₹৯৪০০০২780৯ চু 


৯০ 
০ 
ys 
০ 
2 
9) 
3 
রি 
a 
০ 
5 
০ 
2 
ke 
৩. 


আশাই পিপল শা পাজি পা আজ পপর পপ পিসি 


ব্য়-বিলাসিতার কথা বলে গৌরব করে। সাধারণ মানুষও সে জন্য তাকে খুব বাহ্বা দিয়ে থাকে অথচ যে মহান | 
সত্তা তার কাজের ওপর কড়া দৃষ্টি রাখছেন,- কোন্‌ উপায়ে সে অর্দেপার্জন করেছে এবং কোন্‌ পথে কি নিয়ত | 
নিয়ে ও কি উদ্দেশ্যে সে এ অর্থ ব্যয় করছে তা তিনি অবশ্যই দেখছেন। * 

এরপর আল্লাহতা"আলা বলছেন, আমি মানুষকে জ্ঞান অর্জনের উপায় ও পন্থা এবং চিন্তা করার, উপলব্ধি [ 
করার ও প্রকাশ করার ক্ষমতা-যোগ্যতা দিয়ে তার সম্মুখে সৌভাগ্য ও দুর্ভাগ্য-কল্যাণ এবং অকল্যাণের উভয় পথই | 
উন্মুক্ত ও সুপ্রকট করে দিয়েছি । একটা পথ মানুষকে নৈতিকতার চরম অধঃপতনের দিকে নিয়ে যায়! এ পথে 
চলার জন্য কোন কষ্টই স্বীকার করতে হয়না । বরং এ পথে চলতে নফ্স খুবই আনন্দ ও স্বাদ অনুভব করে । অন্য 
পথটি নৈতিকতার উচ্চতম পর্যায়ের দিকে নিয়ে যায়। তা অত্যন্ত দুর্গম, বন্ধুর ও কষ্টসাধ্য উচ্চ ঘাটি বিশেষ। এ | 
পথে চলার জন্য মানুষকে নিজেরে ওপর জোর প্রয়োগ করতে হয়। কিন্তু মানুষ তার অন্তর্নিহিত স্বাভাবিক ৷ 
দুর্বলতার কারণে এ ঘাটির ওপর আরোহণ করার পরিবর্তে অধঃপতনের গভীর গহ্বরে তলিয়ে যাওয়াকেই পছন্দ 
করে ও অগ্রাধিকার দেয়। | E 

শেষে আন্লাহতা'আলা উচ্চতর -উন্নত স্থানের দিকে যাওয়ার জন্য নির্দিষ্ট ঘাটি পথের পরিচয় দিয়েছেন। পট 
বলেছেন, দেখানোপোনা, গৌরব-অহংকার ও প্রদর্শনীমূলক অর্থ ব্যয়ের পথ পরিহার করে ইয়াতীম ও মিসকীনদের | 
সাহায্যার্থে নিজের অর্থ ব্যয় করা, আল্লাহ এবং তার দ্বীনের প্রতি ঈমানদার লোকদের জামায়াতে শামিল হয়ে 
ধৈর্যের সাথে সত্য পথে চলার দায়িত্ব পালনকারী ও আল্লাহর সৃষ্টি নিখিলের প্রতি দয়াশীল এক সমাজ ও জাতি 
গঠনের বিরাট কাজে অংশগ্রহণ করাই কর্তব্য । বস্তুত এ পথে মারা চলে তাদের পরিণতি হলো আল্লাহর রহমত [ 
পাওয়া ৷ পক্ষান্তরে, দ্বিতীয় পথ অবলম্বনকারীর পরিণাম জাহান্নাম । তা হতে বের হওয়ার ও মুক্তি পাওয়ার সব | 


চ 


দরজ্াই সম্পূর্ণ বন্ধ ৷ 


প্রজননের 272? 
রিতার (৭ 


০৪১৯৫) ১৯2৮০) Ao 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
রণ পর্ণে১ পার পার্জ ARAL #22 
Ms 5 ৬৫৫13 ৬১৯ ৬০) ১০১ ৬০০ U৫: ৩১৪ =>! 


(আরও) শপথ শহরে এই? হালাল তুমি আর শহরের এই আমি শপথ 
পিতা (আদম আঃ) হেয়েছে) (অর্থাৎ মক্কার) করছি 


2 রর \ ৩০৯ হের রর 921. 


মনে করেছে কি 


2৮৮৮457515৮ 


৮ 


oe) 


০০0 


০১০ 


০০০০৮ 


তব 


৯৫০৫৮০০ 


(০৮০১৮ 


Noe 


১। না'১ আমি শপথ করছি এই শহরের (মক্কার) ৷ 

২। আর অবস্থা এই যে. (হে নবী) এই শহরেই তোমাকে হালাল বানিয়ে নেয়া হয়েছে। ২ 

৩। আরো শপথ করছি পিতার (অর্থাৎ আদম (আঃ) এবং সেই সন্তানের যা তার হতে জনুগ্রহণ করেছে। 
. 81 বস্তুত আমি মানুষকে কঠোর কষ্ট-শ্রমের মধ্যে সৃষ্টি করেছি। ৩ 

৫. সে কি ধারণা করে নিয়েছে যে, তার উপর কারো ক্ষমতা চলবে না? 

৬। বলে, আমি স্তুপ পরিমাণ ধন-সম্পদ উড়িয়ে দিয়েছি ৷ 

৭। সে কি মনে করে যে, কেউ তাকে দেখে নি৪। 


১। অৰ্থাৎ প্রকৃত সত্য তত্ব তা নয় যা তোমরা মনে বুঝে রেখেছ। 
২। অর্থাৎ যে শহরে পশুদের জন্যেও নিরাপত্তা রয়েছে, সেখানে তোমার উপর জুলুম করাকে বৈধ করে নেয়া হয়েছে। : 
'23| ৩। অর্থাৎ এই দুনিয়া মানুষের জন্য মজা লুটবার ও সুখের বাশী . বাজাবার জায়গা নয়, 4 
| স্বীকার করার স্থান, কৌন মানুষই এখানে এ অবস্থা থেকে মুক্ত নয়। 
৪ | _ অর্থাৎ এই গর্বকারী কি এ কথ বুঝে না যে, উপরে কোন ঘোদাও আছেন যিনি দেখছেন, লে কোন কাৰন 
সম্পদ অর্জন করছে আর কি কি কাজে তা বায় করছো? | 


Me 


(oe 


CO Sn ta on on on 


33 


8/. 
্্ 


eee 3d 
52 ১25: 
ইয়াতীমকে অভাব অবস্থার দিনে খানাখাওয়ানো অথবা 


02700 


11 


CN 


a) 


পাঠ 6 Rb পপর পা) ৯ 

০:৬৩ ০৫৫ 5 6 42742 ও 

(তাদের মধ্য) শামিলও সে 
যারা হল le) 


৯৫ 


100৮0 


» Al 


1 টে এ রি 526 £ পি | 


5 6 Ee 


0 


হা 
৮ 


CO OH Pm ral ou x x 


00৮80 


(অৰ্থাৎ হতভাগ্য) 


ee 


ছু 


AEE 


সা 
৫ 


Lo) 
Cat 


১০। আর ভোল ভে তৰাই 

১১। কিন্তু সে দুর্গম বন্ধুর ঘাটি পথ অতিক্রম করার সাহস করেনি । 

১২। তুমি কি জানো সেই দুর্গম বন্ধুর ঘাটিপথ কি?.... 

১৩। কোন গলা দাসত্বণশৃংখল থেকে মুক্ত করা। 

১৪- ১৬ কিংবা উপবানের দিনে কোন নিকটবর্তী ইয়াতীম বা ধূলি-মলিন মিসৃকীনকে খাবার খাওয়ানো । 

১৭। আর (সেই সঙ্গে) শামিল হওয়া সেই লোকদের মধ্যে যারা ঈমান এনেছে । খারা পরস্পরকে ধৈর্য ধারণের ও 
(সৃষ্টিকূলের প্রতি) দরা প্রদর্শনের উপদেশ দেয় । 

১৮-১৯1... এই লোকেরাই দক্ষিণপন্থী আর যারা আমার আয়াতসমূহ মেনে নিতে অস্বীকার করেছে তারা 
বামপন্থী । ৬ 

২০। তাঁদের উপর আগুন একেবারে বেষ্টনকারী হয়ে থাকবে। 


Con tu ow 


0০৯48৫60050 


টম] 


৮০8৮ 


har 


৫। অর্থাৎ আমি কি তাকে জ্ঞান ও বুদ্ধির উপায়ও উপকরণ দান করিনি? 
৬।. দক্ষিণপন্থী ও বামপন্থী এর ব্যাখ্যার জন্য সূরা ওয়াকে'আর ৮-৯, ২৭ ৪১ আয়াত দ্রষ্টব্য । 


রিলে 
RD 


208 ‘Ans eM 


Lo 
[) 


৩,০৪৮ 


পারা ৩০ 


EE oS ot i OC MS aS Ln Jd nS Sa 


নূরার প্রথম শব্দ ০৩1 কেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 


ূ নাযিল হওয়ার সময়-কাল নি 

বিষয়বস্তু ও মূল বক্তব্য হতে বুঝতে পারা যায় যে, এও মক্কী জীবনের প্রাথমিককালে অবতীর্ণ হয়েছিল । তবে | 
মক্কায় যে সময় রসূলে করীমের (সঃ) বিরুদ্ধতা খুব জোরে-শোরে শুরু হয়ে গিয়েছিল, ঠিক সেই সময়ই এটা | 
নাধিল হয়। 


EEE ao ET হের a 
পাপের পথে চলতেই থাকে, তাদেরকে খারাপ পরিণতি সম্পর্কে সতর্কও করা হয়েছে। hs 

মূল বক্তব্যের দৃষ্টিতে সূরাটি দু'ভাগে বিভক্ত প্রথম অংশসূরারশুরু হতে ১০ নম্বর আয়াত পর্যন্ত সম্পূর্ণ । ১১ চঃ 
নম্বর আয়াত হতে শেষ পর্যন্ত তার দ্বিতীয় অংশ। প্রথম অংশে তিনটি কথা বুঝানো হয়েছে। একঃ সূর্য, চন্দ্র, দিন [5 
ও রাত, যমীন ও আসমান পরস্পর হতে ভিন্ন ভিন্ন এবং ক্রিয়া, প্রভাব ও ফলাফলের দিক দিয়ে পরস্পর বিরোধী 
পূণ্য ও পাপ ন্যায় ও অন্যায় পরস্পর হতে ভিন্নতর এবং ক্রিল্া-প্রতিক্রিয়া, প্রভাব ও ফলাফলের দৃষ্টিতে পরস্পর | 
বিরোধী ৷ এ দু'টো তাদের বাহ্যন্মপের দিক দিয়ে যেমন এক নয়, তেমনি তাদের ফলাফলওকখনো এক হতে | 
পারে না। দুইঃ আল্লাহতা 'আলা মানুষকে দেহ-ইন্দ্রিয় ও মানসশক্তি দান করে দুনিয়ায় সম্পূর্ণ বে-খবর করে ছেড়ে চু: 
দেননি । বরং এক স্বভাবজাত 'ইল্হামের' সাহায্যে তার অবচেতনায় পাপ-পৃণ্যের পার্থক্য, ভালো-মন্দের তারতম্য চ* 
এবং কল্যাণের কল্যাণ হওয়ার ও অকল্যাণের অকল্যাণ হওয়ার অনুভূতিও জাগিয়ে দিয়েছেন। তিনঃ 
আল্লাহতা আলা মানুষের মধ্যে পার্থক্যবোধ, ইচ্ছা ও সিদ্ধান্ত গ্রহণের যেসব শক্তি সৃষ্টি করে দিয়েছেন, সেগুলোকে |; 
ব্যবহার ও প্রয়োগ করে সে নিজের মধ্যকার ভালো ও মন্দ প্রবণতাসমূহ হতে কোনটিকে তেজস্বী করে আর [ 
কোনটিকে দমন করে, এর ওপরই তার ভবিষ্যত সম্পূর্ণরূপে নির্ভর করে। সে যদি ভালো প্রবণতাসমূহ সমৃদ্ধ ও [টি 
তেজন্বী করে তোলে এবং খারাপ প্রবণতা হতে নিজের নফ্সকে পবিত্র বানায়, তাহলে সে প্রকৃত. কল্যাণ ও | 
সাফল্য লাভ করতে পায়বে। পক্ষান্তরে সে যদি ভার ভালো প্রবণতাসমূহকে দমন করে এবং সব খারাপ | 
প্রবণতাকে তেজস্বী ও সমৃদ্ধ করে, তবে তার ব্যর্থতা ও অকল্যাণ অবধারিত । = 

দ্বিতীয় অংশে সামূদ জাতির এঁতিহাসিক দৃষ্টান্ত পেশ করে 'রেসালাত' ও নবুয়্যতের গুরুত্ব বুঝানো হয়েছে। [৪ 
যেহেতু ভালো ও মন্দ পর্যায়ে মানব প্রকৃতির রক্ষিত ও গচ্ছিত ইল্হামী জ্ঞানই নিল স্বভাবে মানুষের হেদায়াতের [* 
জন্য কিছুমাত্র যথেষ্ট নয়, তাকে পুরোপুরিভাবে বুঝতে না পারার দরুন মানুষ ভালো ও মন্দ পর্যায়ে ভুল দর্শন ও [টু 
মানদন্ড নিরূপণ করে পথভ্রষ্ট হয়। এ কারণে আল্লাহতা'আলা এই স্বভাবজাত ইল্হামের সাহায্যের জন্য নবী ও [ 
রসূলগণের মাধ্যমে সুস্পষ্ট ও উজ্জ্বল অহী নাযিল করেছেন। তারা পাপ ও পৃণ্য এবং ভালো ও মন্দকে লোকদের | 
সামনে স্পষ্ট ও উজ্জ্বল করে ধরবেন, দুনিয়ায় নবী ও রসূল প্রেরণের এটাই হলো মূল উদ্দেশ্য এবং কারণ সামূদ | 
জাতির লোকদের প্রতি হযরত সালেহ্‌ (আঃ)কে এ রকমেরই একজন নবী করে পাঠানো হয়েছিল । কিন্তু সে জাতি |; 
ও জনগণ নিজেদের নফসের দোষমুক্ত ভাবধারায় ডুবে গিয়ে এমনভাবে বিদ্রোহী হয়ে উঠেছিল যে, তারা এ নবীকে | 
সত্য বলে মানলো না- তাকে মিথ্যা মনে করে অমান্য করলো৷। তাদের দাবী অনুযায়ী একটা উটনীকে যখন তিনি 


Eko lal Solna ১১১৪১০১১৯০১ ৪৯০১৬ 


না 
জাতির এ কাহিনী পেশ করে সমগ্র সূয়া'র কোথাও এ কথা বলা হয়নি যে, “হে কুরাইশ জনগণ! তোমরাও যদি 
সামূদ জাতির ন্যায় তোমাদের নবী হযরত মুহাম্মদ সেঃ)কে মিথ্যা মনে কর ও অমান্য কর, তাহলে তোমরা সামৃদ 
জাতির পরিণতির সম্মুখীন হবে । সামূদ জাতির দুষ্ট প্রকৃতির লোকেরা হযরত সালেহ্‌র (আঃ) জন্য যে অবস্থা সৃষ্টি 
করেছিল মন্তায় তখন ঠিক অনুরূপ অবস্থারই উদ্ভব হয়েছিল । এই কারণে সে অবস্থার এ কাহিনী শুনানো স্বতঃই 
মক্কাবাসীকে এ কথা বুঝানোর জন্য যথেষ্ট ছিল যে, কোটি 
24. খেটে যাচ্ছে। চক চু = : 

or া lo 

অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
€ রানে পর্তে2/ ৮1 টি 
12) ৮১৪১। £ SIL 191 ১5 টাচ : ls 
যখন দিনের শপথ তারপিছে যখন চন্দ্রের ‘শপথ তার রোদের এবং সূর্যের শপথ 
| আসে 
ne ৫, পপ ৫ / Wr 1, ১৩ Z a লা 
৬ ঠ ££ £ ৪ (৪১৪ 15 55 4 
যিনি £ আকাশের শপথ তাকে আচ্ছাদিত যখন রাতের শপথ তাকে প্রকট 

করে করে 


র (1 272 E ৬ 
Sk 6 52 ৩৭ ? ই 


তা বিস্তৃত করেছেন যিনি এবং পৃথিবীর শপথ তা বানিয়েছেন 


in ‘ERNE 
COREE He 


১ ভা 


১ 


চা ছায়া ৮৮৮6 চা ছানা 
"৫ a a CORN দিও ও এরও 


ঠা 


a 


মোট আয়াত £ 


১৫, মোট রুকু ৪১ 


সি রে ভা কা কাভার ৮ ছারা ভা ছা ছা ছা ছা শা হাশ্জিশ্াস্কাশ্বেস্কাশ্রনশ্শ্লেশ্র 
হে হে He'd পটে জি) পট আর EEE UOT OR উঠ এ প্রঃ 2 ওঠে | nana td 


১। সূর্য ও তার রৌদ্রের শপথ । 
২। চন্দ্রের শপথ- যখন তা তার পিছনে আসে । . 

৩। দিনের শপথ- যখন তা (সূর্যকে) প্রকট করে তোলে। 

8 এবং রাত্রের শপথ- যখন তা. সূর্যকে) আচ্ছাদিত করে নেয়। 

৫ আকাশমন্ডলের এবং সেই সত্তার শপথ যিনি তা সংস্থাপিত করেছেন। 
৬। আর পৃথিবীর এবং সেই সত্তার শপথ যিনি তা বিছিয়ে দিয়েছেন। 


1 


Cl ‘nd om CnC oC on st ont tt of on Da Sm. om Ox. ou on me Ou মতে | 


চাহে 


9 


৯১:সূরা আশ শামস ৃ ৭১ টি ই পারা ৩০ 
হন. 
52১৮ হাস: তপ্ত বল ৰ 


A (22 Cure 2d Dr ন AE 
2 0৩5 (কি ৪৬৪৯ ৩ ৩ 
ও তার পাপ তাকে অতঃপর তাকে সুবিন্যস্ত যিনি এবং মানুষের শপথ 


ES 


৫৫০ ও ১৫ পু € 
কষ এ J 2.8 + (৪৬ / 
গু DI » 


তার অতি দুষ্ট ব্যক্তি হয়ে যখন তার অবাধ্যতাবশতঃ মিথ্যারোপ 
রঃ ৪:১৪ লি করেছিল 


ED পার সর্প 


১৯ (12 5 / রর এৰ ৬ 2 
ols s 4 850 4) ০৯৭১ 


Ed 


তার পানি পান করায় ও আল্লাহর (সাবধান) আল্লাহর রসূল তাদেরকে 
(বাধা দিও না) (স্পর্শ করোনা) উ্ভ্রীকে 


৭। মানব প্রকৃতির এবং সেই সত্তার শপথ যিনি তাকে সুবিন্যন্ত করেছেন।৯ 
৮। পরে তার পাপ ও তার পরহেজগারী তার প্রতি ইল্হাম করেছেন। ২ 


৯। নিঃসন্দেহে কল্যাণ পেল সে, যে নিজের নফ্সের পবিত্রতা বিধান করল, 


১০। এবং ব্যর্থ হল সে যে তাকে দমন করল । ৩ 

১১। সামূদ নিজেদের সীমা লংঘনের দ্বারা অমান্য করল ! 

১২-১৩ সেই জাতির সর্বাপেক্ষা অধিক দুষ্ট (পাষাণ হৃদয় ও হতভাগ্য) ব্যক্তি যখন ক্ষিপ্ত হয়ে উঠল তখন আল্লাহর F 
রসূল তাদেরকে বললঃ সাবধান আল্লাহ্‌র উদ্ীকে (স্পর্শ কর না) এবং তার পানি পান করায় (বাধা দানকারী হয়ো ট: 
না)। 


১। অর্থাৎ তাকে এরূপ দেহ ও মস্তিষ্ক দান করা হয়েছে, এরূপ ইন্দ্রিয় ও অনুভূতি, এরূপ শক্তি ও সামর্থ সান করা হয়েছে [৬ 
যার বদৌলতে সে পৃথিবীর বুকে মানুষের উপযোগী কাজ-কর্ম করার যোগ্যতা লাভ করেছে। 
২। এর দুটি অর্থ আছে £ প্রথম, প্রকৃতির মধ্যে স্রষ্টা পাপ ও পূণ্য উভয়ের প্রবণতা ও ঝৌোক নিহিত-করে দিয়েছেন। | 
দ্বিতীয়, প্রত্যেক মানুষের চেতনার মূলে আল্লাহতায়ালা এ ধারণা ও বিশ্বাস প্রোথিত করে দিয়েছেন যে, নৈতিক চরিত্রে |: 
ভাল ও মন্দ, ন্যায় ও অন্যায় বলে একটি জিনিস আছে। ভাল চরিত্র বা ন্যায় কাজ এবং মন্দ চরিত্র বা অন্যায় কাজ [8 
কখনো সমান বা অভিন্ন হতে পারে না। “ফুল্ুর'-পাপ ও চরিত্রহীনতা একটা অত্যন্ত খারাপ ও বীভৎস জিনিস । এবং টি 
তারওয়া'-পাপ কাজ থেকে বিরত থাকার সতর্কতা এক অতি উত্তম জিনিস। বস্তুত এ সব ধারণা মানুষের জন্য কোন ঢু 
অপরিচিত জিনিস নয়। মানুষের প্রকৃতি এর সংগে সুপরিচিত । সৃষ্টিকর্তা, ভাল ও মন্দ, ন্যায় ও অন্যায়ের পার্থক্যকোধ * 
_ জন্মগতভাবে মানুষকে দান করেছেন। = 
নফ্‌সের পবিত্রতা বিধান, পরিশুদ্ধিকরপের.অর্থ খারাপ ও মন্দ প্রবণতা থেকে প্রবৃত্তিকে শুদ্ধ করা এবং তার মধ্যে ভাল | 
গুণের উৎকর্ষ সাধন। আর এটাকে দমিত করার অর্থ নফসের খারাপ প্রবণতার বিকাশ করা ও ভাল প্রবণতাকে দমিত : 
করা। 5 


2 124 কী তি ভা ৯ AL A AA ৯20 LL 
৯2৩৯ ৪০১ ৮৪১০ Ale 
পাটা 2 রর 


তাদের গুনাহর তাদের রব তাদেরকে ফলে ধ্বংস 
কারণে করে দিলেন 


00605 


100০000০80৮ 


তার (কাজের) 
পরিণতির তিনি 


৮040৬ 


১৪ । কিন্তু সেই লোকেরা তার কথাকে মিথ্যা মনে করল এবং উ্্রীকে হত্যা করল। শেষ পর্যন্ত তাদের গুনাহের চি 
শাস্তিস্করূপ তাদের খোদা তাদের উপর এমন ঘিপদ চাপিয়ে দিলেন যে, এক সংগে সকলকে মাটির সাথে মিশিয়ে চুদ 


দিলেন। ৪ 


১৫। আর (তার এই কাজের) কোনরূপ খারাপ পরিণতির কোন ভয়ই তার নেই। 


৪। “সেই দুর্বৃত্ত ব্যক্তি যেহেতু জাতির অনুমতি বরং তাদের দাবী অনুযায়ী উ্তীকে হত্যা করেছিল- যেমন সূরা কমরের 
২৯তম আয়াতে বর্নিত হয়েছে- সে জন্য সমথ জাতির উপর আল্লাহর আযাব অবতীর্ণ হয়েছিল! 


5৯ 
5৯ 
০ 
নস 
মত 
be 
» 
৯2 
রর 
শি 
৯০ 
8 
৮০ 
রড 
5 
চি 
হও 
রি 
হ 
ন্‌ 
নি 
2 
ও 
ডর 
হই 
হট 


০০০৮১৮৮৮০50 


00896 


CREO 
DO OO 0 


EY noc tw. snc oat meme mo xm Oo wl Do OA 


i 


৯২ সূরা আল লাইল 4৩ পারা ৩০ 


সূরার প্রথম শব্দটিকেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। , 


নাযিল হওয়ার সময়-কাল রঃ 
এই সূরাটির বিষয়বস্তু ও মূল বক্তব্যের সঙ্গে সূরা আশৃ-শামূস-এর অনেকখানি মিল রয়েছে। এ মিল এতখানি [* 


শর যে, মনে হয়, সূরা দু'টির একটি অপরটির তফসীর । মূল বক্তব্য একই, অভিন্ন । তবে সূরা আশ-শামস-এ তা | 


একভাবে বুঝানো হয়েছে, আর এ সূরায় তাই বুঝানো হয়েছে ভিন্নভাবে । এ কারণে অনুমান করা যেতে পারে যে, [ছি 
এ দু'টি সূরা প্রায় একই সময় অবতীর্ণ হয়েছে। 
মূল বিষয়বস্তু 


মানব জীবনের দু'টি ভিন্ন ভিন্ন পথের পারস্পরিক পার্থক্য এবং তার পরিণাম ও ফলাফলের তারতম্য বর্ণনা চু 
করাই এ সূরার বিষয়বস্তু । এর মূল বক্তব্য দুই ভাগে বিভক্ত। শুরু হতে ১১ নম্বর আয়াত পর্যন্ত তার প্রথম ভাগ । | 
আর ১২ নম্বর আয়াত হতে শেষ পর্যন্ত তার দ্বিতীয় ভাগ! 2» 

প্রথম ভাগে সর্বপ্রথম বলা হয়েছে, মানব জাতির ব্যক্তি, জাতি ও দলসমূহ দুনিয়ায় যে শ্রম-মেহনত ও | 
চেষ্টা-প্রচেষ্টা করছে, তা স্বীয় নৈতিকতার দিক দিয়ে ঠিক তেমনি পরস্পর বিরোধী, যেমন পরস্পর বিরোধী দিন ও | 
রাত এবং পুরুষ জীব ও স্ত্রী জীব। এরপর কুরআনের সংক্ষিপ্ত সূরাসমূহের বর্ণনাভংগি অনুযায়ী এ চেষ্টা ও শ্রমের [9 
এক বিশাল সমষ্টি হতে এক ধরনের নৈতিক বিশেষত্ব সম্পন্ন তিনটি এবং অপর এক ধরনের নৈতিক বিশেষত্বসম্পন্ন 
তিনটি জিনিস নমুনা হিসেবে পেশ করা হয়েছে। কোন ধরনের বিশেষত্ব কোন ধরনের জীবন-পদ্ধতির প্রতিনিধিতু |; 


প্র করে তা এ কথাগুলো শুনে প্রত্যেক ব্যক্তিই স্পষ্টক্নূপে ধারণা করতে পারে। কেননা, এক ধরনের নৈতিক বিশেষত্ব | 


হতে যে এক ধরনের জীবন পদ্ধতি বুঝতে পারা যায় এবং তার বিপরীত ধরনের নৈতিক বিশেষ্ভ্‌ যে সম্পূর্ণ ভিন্ন [ 
ধরনের এক জীবন পদ্ধতি বুঝায় তাতো স্পষ্ট কথা । এ উভয় প্রকারের নৈতিক বিশেষত্বের কথা ছোট্ট ছোট্ট সুন্দর ও [ 
সুবিন্যস্ত বাক্যে বলা হয়েছে। এ বাক্যগুলো এতই সুন্দর যে, এ শোনা মাত্রই শ্রোতার দিলে বসে যায় ও মুখস্ত হতে 
একটুও বিলম্ব লালে না। প্রথম প্রকারের নৈতিক বিশেষতৃসমূহ এই £ দান-সাদকা করা, থোদা-ভীতি ও পরহেযগারী | 
অবলম্বন এবং ভালো ও কল্যাণকে ভালো ও কল্যাণ বলে মেনে নেয়া। অপর ধরনের বিশেষতৃগুলো এইঃ কার্পণ্য ও | 
বখিলী, আল্লাহর সম্তোষ-অসন্তোধ সম্পর্কে নির্ভীক বা বেপরোয়া হওয়াঃভালো কথাকে মিথ্যা যনে করে অমান্য (৫ 
করা ।.পরে বলা হয়েছে, এ দু'ধরনের কর্মপদ্ধতি সুস্পষ্টরূপে পরস্পর বিরোধী। অতএব তা ফলাফলের দৃষ্টিতে 


কখনই এক ও অভিন্ন হতে পারে না। বরং সত্য কথা এই যে, এ বিশেষতৃসমূহ নিজস্ব দিক দিয়ে যতটা পরস্পর | 


বিরোধী, তাদের ফলাফলও ঠিক অনুরূপভাবেই পরস্পর বিরোধী । প্রথম ধরনের কর্মনীতি যে ব্যক্তি বা দল ও সমাজ | 
অবলম্বন করবে, আল্লাহতা'আলা তার জন্য জীবনের সুস্পষ্ট ও সোজা, খজু পথ সহজ বানিয়ে দেবেন। ফলে ভালো | 
ও পৃণ্যের কাজ করা তার পক্ষে সহজ এবং পাপ ও অন্যায় কাজ করা তার পক্ষে কঠিনতর বানিয়ে দেয়া হবে । | 
পক্ষান্তরে দ্বিতীয় ধরনের কর্মনীতি যেই গ্রহণ করবে, আল্লাহ তা'আলা তার জন্য বাকা ও দুষ্কর পথ সহজ করে | 
দেবেন। ফলে পাপ তার জন্য সহজ এবং পূণ্য ও ভালো কাজ তার জন্য কঠিন হয়ে দীড়াবে। এ কথাটিকে এক | 
অতীৰ- মর্মস্পর্শী ও তীরের ন্যায় কলিজায় আসন গ্রহণকারী’ বাক্যে সম্পূর্ণ করা হয়েছে। বলা হয়েছে, দুনিয়ার এ | 


mn আআ আআ দা আজ অজ 


* শন্দার্থে কুর.--১০ 


চি ৬১৬59৩9০942 2555299৮৩5৩ 


পদ তর মধ নিও তার মগের সে তালে ত x 
পর তা মালিকের কোন কাজে আসবে? : 
ডিতীয় অংশেণ্ড অনুরূপ সংক্ষেপে তিনটি মৌল তত লেব কয়া হৃয়েছে। এক, নিজ দুনিয়ায় < 
5] পরীক্ষা ক্ষেত্রে অজ্ঞ ও অনবহিত করে ছেড়ে দেননি । জীবনের বিভিন্ন পথের মধ্যে ঠিক কোন পথটি সুষ্ঠু ও ঝজু তা [২ 
2] মানুষকে ভালোভাবে জানিয়ে-বুঝিয়ে দেয়ার দায়িত্ব তিনি নিঙের ওপর গ্রহণ করেছেন তিনি যে নিজের রসূল ও | 


ও] স্বীয় কিতাব'পাঠিয়ে নিজের নেয়া এ দায়িত্‌ পালন .করেছেন, তা এখানে বলে দেয়ার প্রয়োজন মনে করা হয়নি- 
শু প্রয়োজন ছিলও না কিছুই । কেননা রসূল (সঃ) এবং কুরআন হেদায়াতের এ দুটো ব্যবস্থা জনগণের সামনে 


3] সুস্পষ্টরূপে প্রতিভাত ছিল। দ্বিতীয় মৌল তত্ব বলা হয়েছে যে, দুনিয়া ও আখিরাত-ইহকাল ও পরকাল উভয়ের চু 


শর নিরংকুশ মালিক এক আল্লাহই । দুনিয়া, পেতে চাইলে তা তারই নিকট পেতে হরে। আর পরকাল চি 


ঞ] চাইলে তার দাতাও সেই আল্লাহই । এখন তুমি বান্দাহ তার নিকট হতে কি চাইবে, তার ফয়সালার দায়িত্ব তোমার | 
নিজের । তৃতীয়ত বলা হয়েছে, রসূল ও কিতাবের সাহায্যে যে কল্যাণ বিধান পেশ করা হচ্ছে তা যে হতভাগ্য ব্যক্তি [দি 
মিথ্যা মনে করে অমান্য ও অস্বীকার করবে তা হতে মুখ ফিরিয়ে নেবে, তার জন্য জ্বলন্ত আগ্নিকুভ প্রস্তুত হয়ে [9 
আছে। অপরদিকে আল্লাহ্ভীক্ু ব্যক্তি পরিপূর্ণ নিঃস্বার্থতার সঙ্গে নিজের আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্য নিজেরই | 

ত্র ধন-মাল কল্যাণমূলক কাজে ব্যয় করবে, আল্লাহ তার প্রতি রাযি ও খুশী হবেন এবং তার দান পেয়ে সে সন্তুষ্টচিত্ত (৫ 
হবে। 


০১৯৯৯) ৬৯5) al 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় তমা যব 


164 191 106 ৪ 9 


সৃষ্টি করেছেন তর পলথ আলোকিত হয় যন দিনের পথ আন্ত করে যান রাতের পদ 
(যিনি) বনে? / 


মোট আয়াত £ ২১, মোট কুকু £ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


] ১। রাত্রির শপথ যখন তা আচ্ছন্ন করে নেয়, 
যু ২। শপথ দিনের যখন তা উজ্জ্বল উদ্ভাসিত হয়ে ওঠে! 
৪] ৩। শপথ সেই সত্তার, যিনি পুরুষ ও স্ত্রী সৃষ্টি করেছেন। 


৯ 


POO SC eC EE UC Ca Ce a ee 


488 


7 


৯২ সূরা আল লাইল ৭৫ 11152 


এটি উই উ পজ পজ ততই শরিউ তি পিউ রাউতা হননি লিন পরপর পতি পন ততিনিত ল জল লাজ এলি ত ও তলত তি এত জল উল শাসিত লা নী অতি শপ শি হিজল পাত আজ তি ক তা এ 
ee EE TE nen Emaar = mt on a dm শি st a a od me amd TT =a Tm od TE na EE 


সহজতা 
5০১৬ le 22 1 
& Gl TT রে ০৮ 


৪8৫৩৪ KL নি ডি (৬ (2 


রসি কি 


পথ-প্রদর্শন আমাদের কিচ সে ধ্বংস যখন. তার মাল তার জন্যে কাজে আসর্কে না এবং 
দায়িতে হবে 


© 2 190 3৩56 ys) রা 


৪ । আসলে তোমাদের চেষ্টা-প্রচেষ্টা বিভিন্ন ধরন ও প্রকারের । ১ হট 
৫-৭ । পরন্ত যে লোক (খোদার পথে) ধন-মাল দিল, (খোদার নাফরমানী হতে) আত্মরক্ষা করল এবং কল্যাণ ও | 
মঙ্গলকে সত্য মেনে নিল, তাকে আমি সহজ পথে চলার সহজতা দিব । ২ রর 
৮-১০। আর যে কার্পণ্য করল (খোদার প্রতি) বিমুখ হল এবং কল্যাণ ও মংগলকে অমান্য করল তার জন্য আমি 
শক্ত দুষ্কর পথের সহজতা বিধান করবো । ৩ 

১১। তার ধন-মাল তার কোন্‌ কাজে আসবে যখন সে ধ্বংস হয়ে যাবে? 

১২। পথ প্রদর্শন নিঃসন্দেহে আমাদের দায়িত্ব ৷ 

১৩। আর ইহকাল ও পরকালে সত্যিকার মালিক আমিই । 

১৪ । অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম জলন্ত অগ্নিকুন্ড সম্পর্কে । 


১। অর্থাৎ রাত ও দিন, পুরুষ ও স্ত্রী যেমন পরস্পর ভিন্ন এবং এদের ক্রিয়া-প্রতিক্রিয়া ও ফলাফল যেমন পরস্পর বিরোধী, | 
অনুরূপভাবে মানুষ যেসব পথে ও উদ্দেশ্য লক্ষ্যে নিজেদের চেষ্টা সাধনা নিয়োজিত করে সেগুলোও স্বরূপতার দিক দিয়ে [ 
ভিন্ন ভিন্ন ও ফলাফলের দিক দিয়ে পরস্পর বিরোধী । Es 
২। অর্থাৎ সেই পথে চলা তার জন্য সহজ করে দেব যে পথ মানুষের নিজস্ব প্রকৃতির অনুকূল । 

"৩। অর্থাৎ স্বভাব বিরুদ্ধ পথ চলা তার জন্য সহজ করে দেব। 


ড 
a 
টি 
a 


(- 
*্ড 
3 
3 
শর 

E 
ke 
he 
র্‌ 
রর 
::l 
Ey নট ৃ 
* 
রর 
x 


Z 
2 

2 

A 


bl) খা 
১)! 

| 

০৯) 

12 

রে 

2, 

CMe 


টা 
5 রা 
১৯০ 

অন্বেষণ | দিতে 

এছাড়া 

25 

ৃ Ee] 

সে 


AA 
৯2 
? এ 
39 এ 
jh as 
Ja 
2 512 
>) 
পট 
এ 
9095 


হবেন সন্তুষ্ট 
৪৫ 
রবের 
সর্বশ্রেষ্ঠ 
এবং 
অবশ্যই 
শীঘ্র 
ইন ঠ 
তি 


ভশ্বীভত অমান্য রা 
মু 
| নিজের 
করল 
উদ্দেশ্যে 
বর 
I অর্জনের 
ব্যক্তি 
গ্য 
যে 
হতভা | 
ত | উঠা 
সেই রর 
ও 
রে রি 
ih 
| লাভের 
টি 
কেউ রে 
হও 
নর 
ঃ ন ui) 
EL 
লা 
১৯ ত 
ed 
Et 
২১ 


ছু নামকরণ 
সূরার প্রথম শব্দ '৪৯*:| কেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 
নাযিল হওয়ার সময়-কাল £ 
রর এ সূরার আলোচিত বিষয়বস্তু হতে স্পষ্ট জানা যায়, সূরাটি মক্কী জীবনের প্রাথমিক পর্যায়ে নাযিল হয়েছিল। | 
টিন হাদীসের বর্ণনা হতে জানতে পারা যায়, কিছুদিন পর্যন্ত অহী নাযিল হওয়া বন্ধ থাকার কারণে নবী করীম (সঃ) | 


|28] বিশেষভাবে উদ্িগ্ন হয়ে পড়লেন। তীর মনে বার বার আশংকা জাগছিল, আমার দ্বারা এমন কোন অপরাধ তো হয়ে ff 
:|23} পড়েনি, যার দরুন আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হতে পারেন ও আমাকে পরিত্যাগ করতে পারেন। এরূপ 
'|33] মানসিক অবস্থায় এ সূরাটি তীর প্রতি নাযিল হয়। এতে নবী করীম (সঃ)কে বিশেষভাবে সান্ত্বনা দেয়া হয়েছে এবং (|: 
| বলা হয়েছে যে, আপনার প্রতি আল্লাহ তা'আলার কোনরূপ অসন্তোষ নেই এবং অহী নাযিল হওয়াও এ কারণে বন্ধ 
[3%] হয়ে যায়নি । বরং এ এক বিশেষ উদ্দেশ্যে বন্ধ রাখা হয়েছে। দিনের আলোর পর রাতের নিঝুম অন্ধকারের প্রশান্তি চু 

সু ঘনীভূত করায় যে লক্ষ্য কার্যকর থাকে, এর পশ্চাতেও ঠিক তাই নিহিত রয়েছে। সোজা কথায় বলা যায়, অতীর : 


পি তীব্র রশি যদি আপনার উপর নিরবচ্ছিন্রভাবে আপতিত হতে থাকতো এবং এক মুহূর্তও অবকাশ দেয়া না হতো |; 
টু তাহলে আপনার স্বাযূমন্ডলীর পক্ষে তা সহ্য করা কঠিন হয়ে পড়তো । এ কারণে মাঝখানে বিরতি দেয়া হয়েছে । [ 
3} এই বিরতিকালে আপনি সম্পূর্ণ প্রশান্তি লাভ করবেন, এটাই উদ্দেশ্য । বস্তুত অহী নাযিল হওয়ার প্রাথমিককালে নবী 
৪] করীমের (সঃ) স্বায়ুমন্ডলীর ওপর এক তীব্র ও দুঃসহ প্রভাব পড়তো । তখন পর্যন্তও অহীর তীব্র চাপ সহ্য করার | 


রী অভ্যাস তার হয়নি। এ কারণে এ ব্যাপারে মাঝে-মধ্যে অবকাশ ও বিরতি দেয়া অপরিহার্য ছিল। সূরা ছিঃ 
রী মুন্দাস্সির-এর ভূমিকায় এ বিষয়টি ব্যাখ্যা করে বলেছি.। পরে অবশ্য এ চাপ সহ্য করার মত শক্তি তার মধ্যে [3 
3} জেগেছিল। সে জন্য প্রাথমিক পর্যায় অতিক্রম হওয়ার পর অহী নাযিল হওয়ার ব্যাপারে বিরতি দেয়ার তেমন কোন 1 
৪ প্রয়োজন অবশিষ্ট থাকেনি । 


র মূল বিষয়বস্তু : 
নি এই সূরার মূল বক্তব্য ও বিষয়বস্তু হলো নবী করীম (সঃ)কে সান্ত্বনা দান। অহী নাযিল হওয়া সাময়িকভাবে | 
ই বন্ধ থাকার কারণে নবী করীমের (সঃ) মনে যে উদ্বেগ দেখা দিয়েছিল তা দূর করাই এ সূরার উদ্দেশ্য । সূরার | 
শুরুতেই দিনের দ্বীপ্তি ও রাতের প্রশান্তির শপথ করা হয়েছে এবং নবী করীম (সঃ)কে সান্ত্বনা দেয়া হয়েছে এই বলে | 
3] যে, আপনার আল্লাহ আপনাকে কক্ষণই পরিত্যাগ করেননি । তিনি আপনার প্রতি কিছুমাত্র অসস্তুষ্টও নন। অতঃপর [চট 
9] নবী করীম (সঃ)কে সুসংবাদ শুনানো হয়েছে। বলা হয়েছে, ইসলামী দাওয়াত ও আন্দোলনের প্রাথমিক পর্যায়ে | 
3] আপনি যে সব দূরতিক্রম্য বাধা ও প্রবল অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এটা কোন স্থায়ী বা দীর্ঘদিনের ব্যাপার নয় । Fr 


a অল্পদিনের মধ্যেই এ অবস্থার পরিবর্তন. ঘটবে । অবস্থা পরিবর্তন পর্যায়ে তাকে নীতিগতভাবে বলে দেয়া হয়েছে, Ff 


£] আপনার পক্ষে প্রতিটি পরবর্তী পর্যায় পূর্ববর্তী পর্যায়ের তুলনায় উত্তম হবে এবং পরিবর্তন অব্যাহত ধারায় কার্যকর P 


3] হতে থাকবে । সেদিন খুব বেশী দূরে নয়, যখন আল্লাহ তা'আলা আপনার প্রতি দান ও অনুগ্রহের বৃষ্টি বর্ষণ | 


১] করবেন । তা পেয়ে আপনি যার পর নেই তৃপ্ত ও গভীরভাবে সন্তুষ্ট হবেন । মূলত এটা কুরআন মজীদের অসংখ্য 
্ সুস্পষ্ট ভবিষ্যদ্বাণীর অন্যতম ৷ উত্তরকালে এ ভবিষ্যদ্বাণীসমূহ অক্ষরে অক্ষরে সত্য ও বাস্তব হয়ে দেখা দিয়েছে [2% 


ME UU CCE 


MeV MW 


/০৫০২:4৪/০৩/৬০৫/৫:৪/০০২/২৯৫৫০০৫৪০০০০৫ 


HG ত ০ 


2 


পুরোপুরিভাবে । অথচ যে অবস্থায় এই ভবিষ্যদ্বাণীসমূহ পরেশ করা হয়েছিল তখন এর বাস্তবতার কোন চিহ্ন দূরে [৪ 
ও নিকটে কোথাও পরিলক্ষিত হতো না। সেকালে মক্কানগরে যে অসহায় নিরবলম্থ ব্যক্তি সমগ্র জাতির | 
জাহেলিয়াতের সঙ্গে দ্বন্থ ও সংগ্রামে লিপ্ত ছিলেন, ডার পক্ষে এত দূর সাফল্য লাভ কোন সময় সম্ভব হবে তখন [নি 
তার কল্পনা করাও ছিল সম্পূর্ণ অসম্ভব ব্যাপার । ৰি 

এরপর আল্লাহ ভা'আলা-তার প্রিয় বন্ধু নবী করীম (সঃ)কে সম্বোধন করেছেন। বলেছেন £ আমি তোমাকে চি 
পরিত্যাগ করেছি, এমন ধারণা তোমার মনে কেন এলো? আর আমি তোমার প্রতি অসন্তুষ্ট হয়েছি এ ধারণা মনে 
করে তুমি উদ্বিগ্ন হয়ে পড়লেই বা কেন? আমি তো তোমার জন্মদিন হতেই ডোমার প্রতি ক্রমাগত ও অব্যাহত | 


ধারায় অনুগ্রহ বর্ষণ করে আসছি। তুমি জন্মগত ইয়াতীম ছিলে। তখন তোমার লালন-পালন ও রক্ষণাবেক্ষণের [৪ 


নির্ভরযোগ্য ব্যবস্থা আমিই করে দিয়েছি। তুমি অনভিজ্ঞ ছিলে, আমিই তোমাকে পথ দেখিয়েছি। তুমি দরিদ্র ছিলে, |: 
আমিই তোম্বাকে সচ্ছল বানিয়ে দিয়েছি । এসব কথাই অকাট্যভাবে প্রমাণ করে যে, তুমি শুরু হতেই আমার লক্ষ্য | 
ও দৃষ্টির আওতাভুক্ত ছিলে । আমাদের দয়া ও অনুগ্রহ তোমার প্রতি স্থায়ীভাবে বর্ষিত হচ্ছিলো । এখানে সূরা | 
ত্বা-হা'" ৩৭-৪২ নম্বর আয়াত সম্মুখে রাখা আবশ্যক । হযরত মূসাকে (আঃ) ফিরাউনের মত অত্যাচারী দুর্ধর্ষ 79 


শাসকের সঙ্গে বুঝা-পড়া করার উদ্দেশ্যে পাঠাবার সময় তার মানসিক উদ্বেগ দূর করার উদ্দেশ্যে আল্লাহতা'আলা | 


তাকে বলেছিলেন £ তোমর জন্ম মুহূর্ত হতেই তোমার প্রতি আমার দয়া ও অনুগ্রহ বর্ষিত হচ্ছিল। অতএব এ | 
ভয়াবহ অভিযানে ভূমি একাকী ও নিঃসংগ হবে না, আমার অনুখহ তোমার প্রতি থাকবে- এ ব্যাপারে তুমি সম্পূর্ণ | 
নিশ্চিত থাকতে পার। a 

সূরার শেষ ভাগে আল্লাহ তা'আলা নবী করীম (সঃ)কে বলেছেন, তোমার প্রতি আমি যেসব দয়া ও অনুখহ | 
দান করেছি, তার প্রত্যুত্তর স্বরূপ আল্লাহর বান্দাদের প্রতি তোমার কিরূপ ব্যবহার হওয়া উচিত এবং আমার | 
নিয়ামত সমূহের শোকর তোমাকে কিভাবে আদায় করতে হবে, তা তুমি ভালোভাবে বুঝে নাও এবং স্বৃতিপটে | 
অংকিত করে রাখ। ক 


লৰ সূরা : 
Dl 2) এ 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
টি ৫ পর র্ড। ৫ 
৮8০19 ৬ 2639৮ 
আর তোমার তোমাকে ত্যাগ না অন্ধকারাচ্ছন্ন যখন রাতের শপথ উজ্জ্বল দিনের শপথ 
করেছেন 
1222 927, এপার 12 A 
64> ৩১ 5 8723 1 


পূর্ববর্তী অপেক্ষা তোমার উত্তম 5৮5 এবং 
| (সময়) জন্য 


৫19৫ 
oy) 


তোমার 


(মক্কায় অবতীর্ণ) 
মোট আয়াত £ ১১,মোট রুকু $ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


টু] ১-২ শপথ উজ্জল দিনের এবং শপথ রাত্রির যখন তা প্রশান্তির সাথে আচ্ছন্ন হয়ে-যায়। 
[22] ৩. (হে নবী!) তোমার রব তোমাকে কক্ষণই ত্যাগ করেন নি, না তিনি অসন্তুষ্ট হয়েছেন। 
[28] ৪. নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী অবস্থা প্রথম অবস্থার তুলনায় অতীব উত্তম ও কল্যাণময়। 
! [28] ৫. আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। 

[33] ৬. তিনি কি তোমাকে ইয়াতীমরূপে পান নি এবং পরে আশ্রয় দান করেন নি? 


দো 2 22 
১৩৩৪ 52 ৪৬৬ 


তোমাকে এবং তিনি অতঃপর পথ অনবহিত 
য় পথ দেখিয়েছেন (রূপে) 


রন 2, 
ADL 


ls ০১৫ 


৭. এবং তোমাকে পথ-অনভিজ্ঞরূপে পেয়েছেন, পরে হেদায়াত দান করেছেন। 
৮. আর তোমাকে নিঃস্ব-দরিদ্র পেয়েছেন, পরে সচ্ছল বানিয়ে দিয়েছেন। 

৯. অতএব তুমি ইয়াতীমের প্রতি কঠোরতা গ্রহণ করবে না, 

১০. এবং প্রার্থীকে ধিক্কার-তিরক্কার করবে না। 

১১. আর তোমার রবের নি'আমতকে প্রকাশ করতে থাক। 


সুরার প্রথম বাক্যাংশকেই এর নামরপে গ্রহণ করা হয়েছে। 
নাযিল হওয়ার সময়-কাল 


বিষয়বস্তু ও মূল বক্তব্য Fs 
২ শি বা বারাক 
ও] আন্দোলনের কাজ শুরু করার ফলে নবী করীম (সঃ) যে অবস্থার সন্মুখীন হয়েছিলেন, তার পূর্বে তিনি কক্ষণই চি 
অনুরূপ, অবস্থার সম্মুখীন হননি । এই ব্যাপারটা স্বয়ং নবী করীমের (সঃ) জীবনে এক বিরাট বিপ্রব ও আমূল চট 
| পরিবর্তন সূচিত করেছিল । নবুয়্যত লাভের পূর্বে তিনি নিজেই এরূপ অবস্থা সম্পর্কে কোল ধারণাই রাখতেন লা। 
তিনি ইসলাম প্রচারের কাজ শুরু করতেই সমখ সমাজ ও জাতিই ঘেল তার শত্রুতে পরিণত হলো । অথচ এ সমাজ [টি 
ও জাতিই তাকে বড় সম্মান, সন্ত্রম ও শ্রদ্ধার চোখে দেখতো । যেসব আত্ধীয়-স্বজন বন্ধু-বান্ধব, গোত্রের লোক ও চি 
পাড়া-প্রতিবেশী তাকে যারপর নেই স্নেহ ও মমতা প্রদর্শন করতো, তারাই তাকে অশ্রাবা ভাষায় গালাগালি দিঙে 
লাগলো । তখন মকা শহরে তার কথা শুলতে কেউই প্রস্তুত ছিলো না । পথ চলাকালে লোকেরা তাকে ঠাট্টা ও বিদপ ঃ 


কত্ত a wa WC a a wa 


প্রাথমিক অবস্থায় তার পক্ষে এসব খুবই মর্মস্ুদ ও নিরুৎস্সাহব্যঞ্জক ছিল। এ কারণে ৮১৭: 


প্রথমে সূরা আদ দোহা নাযিল করা হয় এবং পরে এই সূরাটি অবতীর্ণ হয়। 00755179059]: 
এ সূরায় আল্লাহ তা'আলা নবী করীম সৈঃ)কে সর্বপ্রথম বলেছেন £ আমি আপনাকে তিনটা বড় বড় নি'আমত pe 


A দান করেছি। এ নি'আমতসমূহ বর্তমান থাকতে আপনি নিরুৎসাহ ও ভার্ন হৃদয় হবেন, ভার ছি ও 


থাকতে পারে না। একটা হলো “শরহে সাদর'-এর নি'আমত । দ্বিতীয় নবুয়্যতের পূর্বে যে দুর্বহ বোঝা আ' 2 
মেরুদন্ড বাকা করে দিয়েছিল, আমি তা আপনার ওপর হতে নামিয়ে দিয়েছি। আর তৃতীয় হলে! তার উচ্চ ও ব্যাপক 


9 উল্লেখ-এর নি'আমত। এ এমন একটা নি'আমত যা আপনার তুলনায় অধিক তো দুরের কথা, আপনার সমানও ঃ 
শু কোন লোককে কোন দিন দেয়া হয়নি । 


এ তিনটি নি'আমতের সঠিক তাৎপর্য কি এবং এগুলো কত বড় নি'আমত তা পরে আমরা বিশ্লেষণ করছি | 
অতঃপর বিশ্বপ্রভু আল্লাহ তা'আলা তার প্রিয় বান্দাহ ও রসূল (সঃ)কে সান্তনা দিয়েছেন। বলেছেন, বর্তমানের এ | 
কহিনতাপূর্ণ ও দুষ্কর সময় খুব বেশী দীর্ঘ হবে না। এ সংকীর্ণতীপূর্ণ অবস্থার সঙ্গে সঙ্গেই/বিশালতা ও প্রশস্ততার | 
ফ্দুধারা অব্যাহতভাবে বয়ে চলেছে । সূরা দোহায়ও এ কথা বলা হয়েছে এইভাবে £ আপনার পক্ষে প্রত্যেক পর্যায় | 
পূর্ববর্তী পর্যায়ের তুলনায় অনেক উত্তম ও কল্যাণময় হবে এবং অতি শীঘ্বই আপনার আল্লাহ আপনাকে এত দেবেন | 
যে, আপনার দিল সন্তুষ্ট হয়ে যাবে। 

শেষ তাগে নবী করীম (সঃ)কে হেদায়াত দেয়া হয়েছে। বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ের এ কঠিনতা ও |: 
কঠোরতা, সমস্যা ও সংকটের মুকাবিলা করার শক্তি আপনার মধ্যে একটি জিনিন হতেই আসবে । আর তা হলো ৷ 
আপনি যখনই আপনার নিত্যনৈমিত্তিক ব্যস্ততা হতে অবসর পাবেন, তখন আপনি ইবাদত-বন্দেগীর শ্রম ও [২ 


J আধ্যাত্মিক সাধনায় আত্মনিমগ্ন হবেন । আর সবকিছু হতে মুখ ফিরিয়ে আপনার আল্লাহর সঙ্গে না্পর্ক স্থাপন করে FE: 
]| থাকবেন । সূরা মুযুযাম্িলেও ঠিক এ হেদায়াতই তাকে দেয়া হয়েছে ১-৯ নস্বর আয়াত পর্যন্ত । 


SEO Tu 


Tes ঢু টা টা 
ঢু ১৫ ৩০০7০$৮ (৭) ৭ ৬ 


এক তার রুকু মক্কী ইনশেরাহ সূরা আট তার আয়াত 


০৪১৯1 ০৯ ৯] 4০৮৮ 


অত্যন্ত মেহেরবল অশেষ দয়াময় আল্লাহর নামে (গুরু করছি) 


> 5৮ 
ঠ৩)5১ ৬১০ ৩৪ 9৩০০ 
তোমার বোঝা তোমার আমরা! 
টা থেকে নামিয়েছি বক্ষকে 
সূরা আল-ইনশিরাহ্‌ 
(মক্কায় অবতীর্ণ) 
মোট আয়াত £ ৮ , মোট রুকু £ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


১। (হে নবী) আমি কি তোমার বক্ষ তোঘার জন্য উন্মুক্ত করে দেই নি?১ 
২ এবং তোমার উপর 


Ye 


ন] ৩! য। তোমরা কোমর ভেঙ্গে দিচ্ছিল ২ 


| 21 প্রকৃত কথা এই যে, সংকীর্ণতার সংগে সংগে প্রশস্ততাও রয়েছে। 
৬! নিলেন্দেহে সংকীর্ণতার সংগে আছে প্রশন্ততাও ।৩ 
KR ৭। অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই ইবাদত-বন্দেগীর কঠোর শ্রমে আত্মনিয়োগ করবে, 
৮ । এবং তোমার রবের প্রতিই গভীর মনোযোগে আকৃষ্ট হবে ।৪ 


১) বক্ষ টলুক্ত করার কণা কুরআন সন্্রীদে ঘে কর্ণটি ক্ষেত্রে বল৷ হয়েছে ত এনে ঘিলিয়ে বিবেচনা করলে বু হায়. এব ছুটি অর্ত হতে লারে 3 এত, 
সৰ রকমের মানসিক উ্কটা ও দ্বিতা-ংকোচ দুক্ত হয়ে সম্পূৰ্ণ নিশ্িস্ততাসহক্কাবে স্থিব প্রত্যয় পোষণ করা ঘে. ইসলামের পথই নাত সত]-সঠিক । দুই, 
উদ্দাম ও সাহসিকতা, মানসিক দৃঢ়তা. হৃদয়ের এ্রশততা বৃদ্ধি পাওয়া, লক্ষা ও আকাংখা উন্নত হওয়া. বৃহৎ থেকে বৃহত্তর কোল অভিযান বা কঠিন থেকে 
কঠিবতর ফোন কার্যক্রমে রত হাতে দ্িষা-সংকোচ না করা এবং নবূদ্াতের বিরাট নহ'ল দায়িত্বভার গ্রহণের সাহস ও উদ্যল তার মধো সৃষ্টি হওয়া। পর 
অর্থাৎ নিজ জাতির দুর্খতাসূচক ও অল্ঞডামূলক আচবণ প্রতিনিয়ত দেখে দেখে ডাব অনুকৃতিশীল, ষন-ষাসসিকতার উপর দুঃখ-বেদনাব এবং চত 
চিন্কা-$দ্বেপের যে ভারি, বোস্তা চোশে বলেছিল. তিনি নিদারুণ ছর্থগীড়া অনুভব ভরতেন. কিন্তু এই বিকৃতি গ্রতিবিধানের কোন উপায় ও পত্থ তিনি চু 
দেদ্বতে পেতেন সা । এই চিন্তায় বোঝা তাহ ত্যেসব চরণ কে দিচ্ছিল । আ্যাহ তা'আলা হেদাঘাতের পথ প্রদর্শন করে এই দুর্বহ বোকা থেকে তাকে মুত চু 


করেন, তায় যসের উপর চেপে ৰস; সমস্ত তারকে লাঘব কাবেন : তিনি পূর্ণনধংপ নিশ্চিন্ত হল যে, ইসলামের সাহায্যে তিনি মাত। আরবে নয় যহং সমত :: 
মানস জাতিকে সেই সতত ও ফু-আচাধ ক্ষেফে নু্ত করতে সক্ষম হবেন যার জটি= জলে আরবের বাইরেও সলসালগ্রিক সমন্ত দুনিয়া আবন্ধ ছিল। ন 
এছ কথাটির দু'বার পুদয়াবৃত্তিৎ উদ্দেশ্য হচ্ছে-রসূন্দ করামজে (সঃ) পূর্ণ মাত্রাম আশ্বাস ও সানা দান করা যে, এ সময় তিনি যে কঠিন ও সংকট পূর্ণ 
অবস্থার মধ্যদিয়ে অতি করছেন তা কখনও দীর্ঘস্থায়ী হতে পারে না । বরং এব অবসানে অতি সহ্য তত্র দিন ও শুল্যাপময়। অবস্থার উততত ঘটাবে 

"অর্থাৎ ঘখন কোন বান্ততা ও লিগা থাকবে না. তখন এই অবসর সমযফেপ্ট্বাদত-বন্দেগীর কাট স্বীকাযে ও আধ্যান্ধ সাধনায় অতিবাহিত কর এবং 
অনা) সব দিক থেকে মুখ ফিভিঘে-অনা। সব কামেল থেকে বিচ্ছিত্র করে ফেযলমাতর স্বীয় খোদার দিকে অন্তর ও মন একান্তভাবে ও সম্পূর্ণ 


তে 


চু 


সূরার প্রথম শব্দ 15211 কে এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল হ 
কাতাদাহ্‌ বলেন, এই সূরাটি মাদানী ॥ ইবনে আববাস (রাঃ) হতে দু'টো কথা উদ্ধৃত হয়েছে। একটা কথা [ুঃ 
অনুযারী এটা মক্কায় অবতীর্ণ এবং অপরটা অনুযায়ী এটা মদীনায়“নাযিল হয়েছে। কিন্তু বেশির ভাগ বিশেষজ্ঞ এটা টি 
মক্কায় অবতীর্ণ হয়েছে বলে মত প্রকাশ করেছেন। ০+৯| ১1৯1 [1৯ এটা মকী সূরা হওয়ার সুস্পষ্ট ও অকাটা চু: 
প্রমাণ হলো এতে মন্কাশরীফ সম্পর্কে এই শান্তির শহর শক্ত ক'টি ব্যবহৃত হয়েছে। এটা যদি মদীনায় অবতীর্ণ হয়ে |: 
থাকতো, তাহলে মক্কা শহরকে এই শহর বলে নিশ্চয় অভিহিত করা হতো না। এছাড়া সূরাটির মূল বক্তব) ও [ঃ 
বিষয়বস্তু চিন্তা করলেও স্পষ্ট মনে হয় এটা মক্কা শরীফে নবুয্যতের প্রাথমিক পর্যায়ে নাযিল হওয়া সূরাসমূহের চট 
অন্যতম । কেননা, এ সূরাটি নাযিল হওয়ার সময় কুফর ও ইসলামের মাঝে দুঢো শক্তি হিসেবে কোন দ্বন্দ ও সংগ্রাম | 
শুরু হয়েছিল এমন কোন চিহ্ন বা ইংগিতই সূরাটিতে পাওয়া যায় না। অথচ মাদানী পর্যায়ে অবউীর্ণ সূরাসমূহের এ চুঃ 
একটা বিশেষ লক্ষণ । মন্তায় অবতীর্ণ সূরাস্মূহের যে বাচনতংগী- সংক্ষিপ্ত আয়াত ও মর্মস্পর্শী বর্ণনা-ধারা তা এতে | 
পুরোপুরি বর্তমান । পরকালের শুভ কর্মফল ও শাস্তি অপরিহার্য এবং অতীব যুক্তিসংগত-এ কথাই এতে বৃঝালো B 
হয়েছে । ভালে! কাজের ভালো ফল ও মন্দ কাজের শান্তি প্রমাণ করাই এর বিষয়বস্তু ও মূল বক্তব্য । এ কথা প্রমাণের | 
উন্দেশ্যে সর্বপ্রথম মহামান্য নবী-রসূলগণের অভ্রাছয়ের স্থানসমূহের নামে শপথ করা হয়েছে এবং বলা হয়েছে, 
আল্লাহতা 'আলা মানুষকে অতীব উত্তম আকার-আকৃতি ও দেহ সংগঠন দিয়ে সৃষ্টি করেছেন । কুরআনের বিভিন্ন স্থানে [১ 
এ সত্য কথাটি বিভিন্নভাবে ও ভংগিতে বলা হয়েছে। কোথাও বল! হয়েছে. আল্লাহ তা'আলা মানুষকে পৃথিবীতে চি 
ভান খলীফা বানিয়েছেন এবং ফেরেশতাদেরকে তাদেব নিজ্দাবনত হবার নির্দেশ দিয়াছেন (বাকারা ৩-৩৪, P 
আন'আম-১৬৫, আ'রাফ ১১, হিজর ২৮-২৯, নমূল ৬২. সা'আদ ৭১-৭৩ নম্বদ্প আয়াত দ্রষ্টব্য)। কোথাও বলা [3 
হয়েছে $ মানুষ সেই আল্লাহর দেয়া আমানতের ধারক হয়েছে, যা বহন করার শক্তি আকাশমন্ডলী, পৃথিবী, [টি 
৯] পর্বতমালা কোন কিছুরইছিল লা । (আহ্যাব-৭২ নম্বর আয়াত)। একস্থানে বলা হয়েছেঃ আমি বনী আদমকে | 
ম্থান-মর্ধাদা দিয়েছি এবং অসংখ্যে সৃষ্টির ওপর তাকে বিশিষ্টতা দান করেছি (বনী ঈসরাইল-৭০)। কিন্তু এখানে [& 
বিশেষভাবে নবী রসূলগণের আত্মপ্রকাশ স্থানের'শপথ করে বলা হয়েছে, মানুষকে অতি উত্তম কাঠামোয় সৃষ্টি করা [ঃ 
হর়েছে। এর তাৎপর্য এই যে, মালব জাতিকে এত উত্তম কাঠামো ও সুউচ্চমান দান করা হয়েছে যে, লরুয়াতের ন্যায় চি 
উচ্চতম মর্যাদার ধারক লোক তাদের মধ্যে জনুষ্রহণ করতে পেরেছেন । আর এর এতই উচ্চ মর্ধাদা যে, আল্লাহর [৪ 


অপর কোন সৃষ্টিই এ মর্যাদার অধিকারী হয়নি । 
রর মূল বিষয়বস্তু 


22525255255 


সি 


এরপর বলা হয়েছে, মানুষ দু'প্রকারের ৷ এক প্রকারের মানুঘ হলো, যারা অতি উত্তম মান ও কাঠামোয় সৃষ্ট | 

৯১ হওয়ার প্র খারাপ কাজের দিকে ঝুঁকে পড়ে এবং নৈতিক অধ্পপতনের দিকে যেতে যেতে এমন এক পর্যায়ে গিয়ে | 

৪] পৌছায় যার নীচে অন্য কোন সৃষ্টি যেতে পারে নান ২ 
দ্বিতীয় প্রকারের মানুষ ঈমান ও নেক আমলের পথ অবর্লঘবন করে এর পতন হতে রক্ষা পেয়ে খায় এবং উত্তম 


মান ও কাঠামোয় সৃষ্টি হওয়ার অনিবার্য দাবীস্বরূপ উচ্চতম মর্যাদায় প্রতিষ্ঠিত থাকে । মানব জাতির মধ্যে এ সু টি 
প্রকারের লোকের বর্তমান থাকা এক-অনুস্থাকার্য বাস্তব ঘটন! ৷ মানব সমাজে সর্বত্র ও সকল সময়ই এ বাস্তবতার চু 
প্রতান্ষ পর্যবেক্ষণ হচ্ছে। কোন সময়ই এর ব্যতিক্রম দেখা যায় না। 
সূরার শেষ ভাগে উপরোক্ত বাস্তবতার উপর ভিত্তি করে বলা হয়েছে, মানুষের মাঝে যখন এই দুই ভিন্ন ভিন 3 
ধরনের ও পরস্পর হতে সম্পূর্ণ ভিন্নতর স্বভাবের মানুষ বর্তমাল দেখা যায়, তখন কর্মফলকে অস্বীকার করা যেতে |: 

| পারে কিভাবে! অধঃপতনে পতিত লোকদেরকে কোন শাস্তি এবং উন্নত মর্যাদায় প্রতিষ্ঠিত থাকা লোকদেরকে কেন | 
শুভ প্রতিফল যদি নাই দেয়া হয়, উভয় প্রকারের মানুঘের পরিণাম যদি এক ও অভিন্ন হয়. তা হলে এর অর্থ এই E 
দাড়ায় যে, আল্লাহর এ ভাগতে ইনসাফ ও সুবিচার বলতে কোন জিনিস নেই ।অথ১ মানব প্রকৃতি ও মানুষের | 
সাধারণ বিবেক অনিবার্যভাবে দাবী করে যে, বিচারক মাত্রই সুবিচার কর! উচিত । তা হলে আল্লাহ-যিনি সর্বশ্রেছ | 
বিচারকু-ইনসাফ ও সুবিচার করবেন না, এটা কি করে ধারণা করা যেতে পারে! 


৫ ৬%১ রা) 25582 (19) ১৭৬৬১ 
এক তার রুকু মক্কী তীন সূরা আট তার আয়াত 
০৯৮৬৮ ৯৫। AS 


Er তিন 
oe 172 


222% 


1 A 25 Goes চা 


. এই ও" সিনাই পুর ও যয়তুনের এবং আনজিরের শপথ, 


পি পার তত 


Om CAD ০৩৩৯ EL এ 


চারি 


কাঠামোর অতি উত্তম মধ্যে মানুষকে আমরা সৃষ্টি 


করেছি 
সূরা আত্-ত্বীন 
[মক্কায় অবতীর্ণ] 
মোট আয়াত £ ৮, মোট রুকু £ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


EAA 


2১১১) ~ 
1 কই) বীর অভি নীচে তকে আক এরপরে 


222/927 B27 
(রয়েছে) 


t ৩ ৩, AAT A 
৪৫৮০ LBL BH 
সব বিচারকের বড় বিচারক আল্লাহ 


৮ । আল্লাহ কি সব বিচারকের তুলনায় অধিক বড় বিচারক নন? ২ 


(EEE টি 
২ অর্থাৎ যখন তোমরা পৃথিবীর ছোট ছোট হাকীমদের কাছ থেকে এই আশা কর যে, তারা ইনসাফ করুক, অপরাধীদের Pp: 
শান্তি দান করবা এবং ভাল ও সংকার্যকারীদের তাদের কাজের প্রতিদান ও পুরক্ষার দান করুক, তখন খোদার সম্পর্কে | 
তোমরা কি ধারণা পোষণ কর? তোমরা কি মনে কর যে, সেই সব হাকীমদেরও হাকীম কোন বিচার করবেন না? নট 


একইক্সপ ব্যবহার করবেন? তার জগতে দুষর্্কারী & সৎকর্মশীল উভয়েই মৃত্যুতে একইভাবে মৃত্তিকাতে পরিণত হবে? | 
এবং কারুরই লা দুকর্মের শান্তি মিলবে আর লা সং কর্মের পুরষ্কার? ~ 


পি সিটি 


সূরার দ্বিতীয় আয়াতে উল্লেখিত শব্দ (94০ কেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 
এ সূরাটির দুটো অংশ । একাংশ শুরু হতে পঞ্চম আয়াত (4 ৮ পর্যন্ত শেষ হয়েছে, আর দ্বিতীয় অংশ |], 
০8৯: 
b 


ধকাংশই এক্যবদ্ধভাবে এ মত পোষণ করেন যে, নবী করীমের (সঃ) প্রতি অবতীর্ণ এটাই হলো সর্বপ্রথম অহী ৷ E: 
৮১ বুখারী, মুসলিম ও অন্যান্য মুহাদ্দীসগণ হযরত আয়িশা (রাঃ) হতে বহু সনদসূত্রে যে হাদীসটি উদ্ধৃত (|: 
3] করেছেন, এ পর্যায়ে তা-ই সর্বাধিক সহীহ ও নির্ভুল হাদীস । হযরত আয়িশা (রাঃ) নিজে স্বয়ং নবী করীমের (সঃ) [৪]. 
]] মুখে শুনে 'অহীর সূচনা সম্পর্কে পূর্ণ কাহিনী বর্ণনা করেছেন । এছাড়া ইবনে আব্বাস (রাঃ),আবু মূসা আশ'আরী | 
(রাঃ) এবং বিপুলসংখ্যক সাহাবী হতেও এ কথাই বর্ণিত হয়েছে। এ সকল সূত্র হতেই অতীব নির্তরযোগ্যভাবে চু 


ন] জানা যায় যে, নবী করীমের (সঃ) প্রতি সর্বপ্রথম এই পাচটি আয়াতই নাযিল হয়েছিল । 


সূরার দ্বিতীয় অংশটি পরবর্তীকালে নাযিল হয়েছে। নবী করীম (সঃ) যখন হারাম শরীফের মধ্যে নানা পড়ত টি 


] শুরু করেছিলেন এবং আবু জেহেল ধমক দিয়ে এ কাজ হতে তাকে বিরত রাখতে চেষ্টা করছিল. ঠিক সেই সময়ই | 


এর দ্বিতীয় অংশ অবতীর্ণ হয়। 


অহীর 


মুহাদ্দীসগণ নিজ নিজ সনদসূত্রে ইমাম যুহরী হতে তিনি উর্ওআহ ইবৃনে যুবাইর হতে এবং তিনি তার খালা 


হযরত আয়িশা (রাঃ) হতে প্রথম অহী নাযিল হওয়ার বিস্তারিত বিবরণ বর্ণনা করেছেন৷ হযরত আয়িশা (রাঃ) [৮ 
বলেন নবী করীমের (সঃ) প্রতি অহী নাযিল হওয়ার সূচনা হয়েছিল সত্য (কোন কোন বর্ণনা মতে ভালো ভালো) | 


স্প্নকূপে। তিনি যে স্বপ্নই দেখতেন তা দিনের উজ্বল আলোকে দেখার মতই (বাস্তব) হতো। পরে তিনি একাকী ও | 
নিঃসংঙ্গ থাকা পছন্দ করতেন ও তাতে অভ্যান্ত হতে লাগলেন এবং একাধারে কয়েক রাত ও দিন “হেরা গুহায় | 


} থেকে ইবাদত করতে লাগলেন । হ্যরত আয়িশার (রাঃ) এই কথা বুঝাবার জন্য এ: শব্দটি ব্যবহার |: 


করেছেন । ইমাম যুহরী এর অর্থ করেছেন। এ, এ; সম্ভবত এটা এমন এক প্রকার ইবাদতের নাম যা তখন নবী 


মী করীম (সঃ) করতেন কেননা তখন পর্যন্ত আল্লাহ তা'আলার তরফ হতে তাকে ইবাদতের কোন বিশেষ পদ্ধতি |. 


(৮ 


বলে দেয়া হয়নি। এ সময় তিনি খাদ্য ও পানীয় ঘর হতে সংগে করে নিয়ে যেতেন ও তথায় কতিপর দিন ]ঃ 
অতিবাহিত করতেন। পরে হযরত খাদীজা (র1ঃ)'র নিকট ফিরে আসতেন । তখন তিনি আরো কয়েক দিনের | 


জরুরী সামগ্রী সংঘহ করে দিতেন। একদিন হেরা গুহায় থাকাকালে সহসা তীর প্রতি অহী নাযিল হলো। ফেরেশতা |; 


এসে তাকে বললো, পড় । এরপর হযরত আয়িশা (রাঃ) স্বয়ং নবী করীমের (সঃ) উক্তি উদ্ধৃত করে বলেন আমি [৯ 
বললাম, আমি পড়তে শিখিনি । এটা শুনে ফেরেশতা আমাকে ধরে চাপ দিল- চাপে আমার সহ্যসীমা ছাড়িয়ে গেল। : 
পরে সে আমাকে ছেড়ে দিল এবং বললো পড় । আমি বললামঃ আমি তো পড়তে পারি না। সে আবার আমাকে | 
চাপলো । আমার সহ্যসীমা ছাড়িয়ে গেল। পরে সে আমাকে ছেড়ে দিল এবং বললো 135 501 4 ৫11 রর 
(ইক সে রাবকালনর খালাক) পড় োমার সেই খোলা নমে বনি টে এবং 0 
‘যা সে জানে না' পর্যন্ত পৌছলো । হযরত আয়িশা (রাঃ) বলেন অতঃপর নবী করীম (সঃ) ভীত- : 
সে স্থান হতে ফিরে এলেন। হযরত খাদীজার (রাঃ) নিকট পৌছে বললেন আমাকে কম্বল জড়িয়ে দাও । - আমাকে 3 


oop we ue 


Hue a 


Le 


০০৯8 


Dt 


2৮৫ শা /0০0৮2088-4৬/৮578৯8৬/83০১ 


0৫৯ 


EMD DDE 


কম্বল জড়াও ৷ তাকে কম্বল জড়িয়ে দেয়া হলো । পরে যখন তীর ভীত-কম্পিত অবস্থা শেষ হয়ে গেল, তখন তিনি [f 
বললেন, “হে খাদীজা! এ আমার কি হয়ে গেল ।' অতপর সমস্ত ঘটনার বিবরণ তাকে শুনালেন এবং বললেন | 
“আমার নিজের জীবনের ভয় হয়ে গেছে'। হযরত খাদীজা (রাঃ) বললেন কক্ষণই না; আপনি সন্তুষ্ট হন। আল্লাহর | 
শপথ, আপনাকে আল্লাহ কখনও লাঞ্ছিত করবেন না। আপনিতো আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করেন. 
সত্য কথা বলেন (একটি বর্ণনায় অতিরিক্ত উদ্ধৃত হয়েছে আমানতসমূহ যথাযথ ফিরিয়ে দেন)। অসহায় লোকদের | 
দায়িত্ব গ্রহণ করেন, দরিদ্ধ লোকদেরকে নিজে উপার্জন করে দান করেন! আতিথ্য রক্ষা করেন ও ভালো কাজে |: 
সাহায্য-সহায়তা করেন। পরে তিনি নবী করীম (সঃ)কে সংগে নিয়ে আরাকা ইবৃনে নওফলের নিকট উপস্থিত |: 
হলেন। তিনি তার চাচাতো ভাই ছিলেন। তিনি জাহেলিয়াতের যুগে খৃষ্টান ধর্ম গ্রহণ করেছিলেন । তিনি আরবী ও | 
হিব্রু ভাষায় ইন্জীল লিখতেন। এ সময় তিনি খুব বেশী বৃদ্ধ ও অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত খাদীজা (রাঃ) তাকে | 
বললেনঃ ভাইজান! আপনার ভাইপোর ঘটনার বিবরণ শুনুন। আরাকা নবী করীম (সঃ)কে জিজ্ঞাসা করলেন | 


ভাইপো! তুমি কি দেখতে পেয়েছ’? নবী করীম (সঃ) যা কিছু দেখতে পেয়েছিলেন, তা বললেন। আরাকা বললেন | 


এ তো নামূস (অহী বহনকারী ফেরেশতা) যাকে আল্লাহ তা'আলা হযরত মূসা'র (আঃ) প্রতি নাযিল করেছিলেন । [৯ 
হায়, আমি আপনার নব্যুয়তকালে যদি যুবক বয়সের হতাম! হায়, আপনার জাতির লোকেরা যখন আপনাকে 
বহিষ্কৃত করবে তখন যদি আমি বেঁচে থাকতাম! রসূলে করীম (সঃ) জিজ্ঞাসা করলেন, এ লোকেরা কি আমাকে বের 
করে দেবে? আরাকা বললো হ্যা, আপনি যে জিনিস নিয়ে এসেছেন তা কেউ নিয়ে আসবে, অথচ তার সঙ্গে শক্রতা | 
করা হবে না, এমন তো কখনও হয়নি। আপনার সেইকালে আমি যদি জীবিত থাকি তা হলে আমি বলিষ্ঠভাবে | 
আপনার সাহায্য করবো ৷ কিন্তু এর অল্পকাল পরেই আরাকা'র ইন্তেকাল হয়ে যায়। টি 

এ বিবরণ অকাট্য ও স্পষ্টভাবে ঘোষণা করে যে, ফেরেশতার আগমনের এক যুহুর্তকাল পূর্বে নবী করীম (সঃ) | 
জানতেন না, তার চিন্তা ও কল্পনায়ও কখনো এ কথা আসেনি যে, তাকে নবীরূপে বরণ করা হয়েছে। নব্যুয়ত প্রার্থী [চিঃ 
হওয়া কিংবা তার আশা মনে পোষণ করা তো দূরের কথা । এ ধরনের একটা ঘটনা তাকে নিয়ে সংঘটিত হবে বা | 
হতে পারে তার আভাসও তীর মনে কখনো জাগেনি। তার সামনে ফেরেশতার আগমন ও অহী নাযিল হওয়ার | 


ব্যাপারটা একটা আকস্মিকভাবে ঘটে যাওয়া ঘটনামাত্র। এ কারণে এ ঘটনার প্রথম প্রতিক্রিয়া তার ওপর তাই দেখা [| 


দিয়েছে যা এক বে-খবর লোকের ওপর এ ধরনের ঘটনা সংঘটিত হওয়ার ফলে অতি স্বাভাবিকভাবেই হতে পারে। [ন্ট 
আর এ জন্যই ইসলামের দাওয়াত পেশ করার কাজ শুরু করলে মক্কার লোকেরা নবী করীমের (সঃ) ওপর নানাবিধ : 
প্রশ্নবান নিক্ষেপ করে, কিন্তু কেউ এ কথা বলেনি যে, হ্যা, আপনি যে কিছু একটা হওয়ার দাবী করবেন তা আগেই [&* 
আমাদের জানা ছিল। কেননা আপনি তো অনেকদিন হতে নবী হওয়ার চেষ্টা-প্রস্তুতি চালাচ্ছিলেন। Ps 

এ কাহিনী হতে অকাট্যভাবে আরো একটা কথা জানা যায়, নবুয়্যতের পূর্বে নবী করীমের (সঃ) জীবন ছিল | 
অতীব পবিত্র এবং তার চরিত্র ছিল অতীব উন্নত। হযরত খাদীজা (রাঃ) কোন অল্প বয়ক্কা অবুঝ মহিলা ছিলেন না। | 
এ ঘটনার সময় তার বয়স ছিল ৫৫ বছর। দীর্ঘ পনের বছর পর্যন্ত তিনি নবী করীমের (সঃ) জীবন সঙ্গিনী ছিলেন। |: 
স্বামীর কোন দুর্বলতা থাকলে তা অন্তত স্ত্রীর নিকট গোপন থাকতে পারে না। তিনি এ দীর্ঘ দাম্পত্য. জীবনে নবী 
করীম (সঃ)কে অতীব উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরূপে পেয়েছিলেন । হেরা গুহায় সংঘটিত ঘটনা যখন তিনি শুনতে [টং 
পেলেন তখনই তিনি নিঃসন্দেহে মেনে নিয়েছিলেন যে, প্রকৃতপক্ষে আল্লাহর ফেরেশতাই তার নিকট অহী নিয়ে | 
এসেছিলেন । আরাকা বিন্‌ নওফলের কথাটা কম গুরুত্বপূর্ণ নয়। তিনি মক্কারই একজন বয়বৃদ্ধ লোক। বাল্যকাল ছু 
হতেই নবী করীমকে (সঃ) চোখের সামনে দেখে এসেছেন। পনের বছরের নিকটাত্মীয়তার কারণে তার প্রকৃত [১ 
অবস্থা সম্পর্কে আরো নিকট হতে জানবার ও গভীরভাবে বুঝবার কারণ বর্তমান ছিল । তিনিও ঘটনার বিবরণ শুনে চু 
তাকে কোনরূপ ধোকাবাজি বা প্রতারণামূলক ব্যাপার মনে করলেন না। বরং সংগে সংগেই. উদাত্ত কন্ঠে বলে | 


৪] উঠলেন এতো হযরত মূসার (আঃ) প্রতি অবতীর্ণ ফেরেশতা ছাড়া আর কেউ নয়। এর অর্থ এই দীড়ায় যে, তীর চু 
] দৃষ্টিতেও নবী করীম (সঃ) অতীব উচ্চ মর্যাদারাস্ত্্মশালী ব্যক্তি ছিলেন। নবুয়্যতের মহান পদে তার অভিষিক্ত | 


উজ উপলক্ষ্য | 
শু]: এ সূরার দ্বিতীয় অংশ নাযিল হয়েছে তখন, যখন নর্বা করীম (সঃ) হারাম শরীফের অভ্যন্তরে পুরোপুরি | 
র্‌ ইসলামী পদ্ধতিতে নামায শুরু করেছিলেন এবং আৰু জেহেল তাকে ভয় দেখিয়ে ও ধমক দিয়ে একাজ হতে বিরত হণ 
৪] রাখতে চেষ্টা করছিল! স্পষ্ট মনে হয়, নবুয়্যত লাভ করার পরই এবং প্রফাশ্যভাবে ইসলাম প্রচারের কাজ শুরু || 
টু করার পূর্বে নবী করীম (সঃ) হারাম শরীফের মধ্যে আল্লাহর শেখানো পদ্ধতিতে নামায পড়তে শুরু করে 
শি দিয়েছিলেন।-আর এই জিনিস দেখেই কুরাইশরা সর্বপ্রথম অনুভব করতে পারে যে, নবী করীম (সঃ) কোন নতুন ঢু 
শি ধর্মমতের অনুসারী হয়েছেন। অন্য লোকেরা তো রসূলের (সঃ) এ কাজকে বিশ্বয়-বিস্ষারিত চোখে দেখছিল, কিন্তু [| 
শু এতে আৰু জেহেলের জাহেলী আত্মসম্মানে যেন ঘা লাগলো এবং সে তাকে এই বলে ধমকাতে লাগলো যে, | 
টু হারামের মধ্যে এই-পদ্ধতিতে ইবাদত করতে পারবে না। হযরত আবদুল্লাহ ইব্‌নে আব্বাস (রাঃ) ও হযরত আবু 
হুরাইরা (রাঃ) হতে এ পর্যায়ে কিছু হাদীস বর্ণিত হয়েছে। তাতে আবু জেহেলের এ ধরনের জাহেলী কার্যক্রমের 
উল্লেখ হয়েছে । 
রঃ হযরত আবু হুরাইরা (রাঃ) বলেন, আবু জেহেল কুরাইশদের জিজ্ঞাসা করলো, মুহাম্মদ (সঃ) কি তোমাদের 
শু সামনে মাটির উপর কপাল রাখে? লোকেরা বললো হ্যা। সে বললো 'লাত ও উজ্জা'র শপথ' আমি যদি তাকে 
এভাবে নামায পড়তে দেখতে পাই, তাহলে তার গর্দানের ওপর পা রাখবো এবং তার মুখ মাটির সাথে ঘষে দেব'। 
একবার আবু জেহেল তাকে নামায পড়তে দেখতে পেলো । আবু জেহেল তার গর্দানের ওপর পা রাখবার উদ্দেশ্যে 
অগ্রসর হলো, কিন্তু সহসাই লোকেরা দেখতে পেলো যে, সে পিছনের দিকে সরে যাচ্ছে এবং কোন জিনিস হতে 
নিজের মুখ রক্ষার জন্য চেষ্টা করছে। তুর কি হয়েছে জিজ্ঞাসা করা হলে সে বললো তার (হযরত মুহাম্মদের) ও 
আমার মাঝে একটা অগ্নি গহ্বর ও একটা ভয়াবহ জিনিস ছিল৷ আর কিছু পক্ষ ছিল। রসূলে করীম (সঃ) বললেনঃ 
ও যদি আমার নিকটে আসতো, তাহলে ফেরেশতাগণ তাকে চূর্ণবিচূর্ণ করে দিতো (আহমদ, মুসলিম, নাসায়ী, 
| ইবনে জরীর, আবু হাতিম, ইবনুল মুনযির, ইবনে মারদুইয়া, আবু নঈম ইসফাহানী, বায়হাকী) । 
ইব্‌নে আব্বাস (রাঃ) বর্ণিত হাদীসে বলা হয়েছে, আবু জেহেল বললোঃ আমি যদি মুহাম্মদ (সঃ)কে কাবার 
৪2] নিকটে নামায পড়তে দেখতে পাই, তাহলে তার গর্দান পায়ের তলায় চেপে ধরবো। এ সংবাদ নবী করীমের (সঃ) 
শ্রুতিগোচর হয়। তখন তিনি বলেনঃ ও যদি এ রকম কিছু করে, তাহলে ফেরেশতারা প্রকাশ্যভাবে ওকে ধরবে 
(বুখারী , তিরমিযী, নাসায়ী, ইবনে জরীর, আবদুর রাজ্জাক, আবদ ইবনে হুমাইদ, ইবনুল মুনির, ইবনে 
2] মারদুইয়া)। 
ইবৃনে আব্বাস (রাঃ) হতে আরো একটি বর্ণনা উদ্ধৃত হয়েছে। তাতে বলা হয়েছে, নবী করীম (সঃ) মাকামে 
ইবরাহীমে নামায পড়ছিলেন। আবু জেহেল সেখানে উপস্থিত হলো, বললো হে মুহাম্মদ (সঃ) আমি কি তোমাকে [৪] 
এটা করতে নিষেধ করিনি? এরপর সে তাকে ধমক দিতে শুরু করে ।-উত্তরে নবী করীম (সঃ) তাকে তীব্র ভাষায় [ 
ধিক্কার দিলেন । তখন সে বললে হে মুহাম্মদ! তুমি কিসের বলে আমাকে ভয় দেখাও? আল্লাহর শপথ এ উপত্যকায় Ff 
এ] আমার সমর্থকদের সংখ্যা অনেক বেশী (আহমাদ, তিরমিযী, নাসায়ী, ইবনে জরীর, ইবৃনে আবু শাইবা, ইব্নুল 
মুনযির, তাবরানী, ইবনে মারদুইয়া)। 
রর এসব ঘটনার পরিপ্রেক্ষিতে সূরা আল-আলাকের দ্বিতীয় অংশ নাযিল হয়। এটা wid ০৮০০৭) । ১৩ হতে 
শুরু হয়েছে । পরে নাযিল হওয়া এই অংশ প্রথম নাযিল হওয়া আয়াতের পরে সংযেজিত হয়েছে এবং এটা খুবই 
স্বাভাবিক সংযোজন । কেননা প্রথম অহী নাযিল হওয়ার পর ইসলামের প্রথম প্রকাশ ঘটেছিল এই নামাযের 
মাধ্যমে । কাফেরদের সঙ্গে তার দ্বন্দ ও সংঘর্ষ এই নামাযের কারণেই শুরু হয়েছিল। 


J টি ) 


টিশ্কাশ্তাশ্স্যশ্যাক্তিশ্তস্াস্কাক্যাল্তাশ্রন্াস্াস্কাম্াশ্কাশ্নস্যাস্তান্ছা 
হা) এও ভা) এ) জা ভা) গা? হি) ভা? ও ও এ) ভা), এও এ) OC OR RK ON 


[নিজ gan BG HN 0) Ao and) 


"Ea 0 OG EE 


1 


টি টি দা আআ উজ ক্ষটি ভি 


দিতি 
11 টং NMED OEE ae হাজত হরি হি নিলি লিন 
= 

ot iti ৬ 


এক তার রা সী লাক সূরা উনিশ তার আয়াত 


০৯৫ ৬১৯৯৫) hl ৮১ 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়ামগ্ন আল্লাহর নামে (শুরু করুছি) 


LAA dat 


35 003১) GE 8৬৬ GH BS 9 


উর লি শি আল লি বু হিল 


FL 6 EL A 


টপ ১. পড়, (হে নবী!) তোমার রবের নাম সহকারে ধিনি সৃষ্টি করেছেন। 
৪] ২. জমাট বাধা রক্তের এক পিন্ড থেকে মানুষকে সৃষ্টি করেছেন। 
৩. পড়, আর তোমার রব রড়ই অনুগ্রহশীল। 
পান্তা ৪. যিনি কলমের সাহায্যে জ্ঞান শিখিয়েছেন। 
Iz ৫. মানুষকে এমন জ্ঞান দিয়েছেন যা সে জানত না১। 


“ এ হচ্ছে রসূলুল্লাহ (সঃ) প্রতি অবতীর্ণ কুরআন মজীদের সর্বপ্রথয আয়াতসমূহ ৷ 


কিং সা হি ছা টি জা” জা [জা nas nss ue হি হা হি জি ১ টি জজ জি আছ 2. জা 2. দু জি উজ এ 20. 


ED ED ET C3 CD CY EEE eA Be LA BARMERA BRE 273 EHR 


হত a wen etn ete 


pe বিলে < 
তা SG 55918, ৯৪ 


কারণে) সীমা লংঘন নিশ্চয় কক্ষণও নয় | 
ডন ) আরা মাঃ : 


2. পার্ক 8৮2৫ EA 
৮ ৫ ৪ 127 | = 1 » 
646 18) 1৫৩ 6 GH এ CG 32 


সে নামা পড়ে যখন এক বান্দাকে নিষেধ করে (তাকে) তুমি কি টানি তোমার 


Ad বি লে ভর্তি ৮1৫ ঠ dared 
x (06 ol SH 
যদি তুম (ভেবে) ff 


-৭, কক্ষণও নয়২। মানুষ সীমা লংঘন করে এই কারণে যে, সে নিজেকে স্বয়ং-সম্পূর্ণ দেখতে পায়। 

, (অথচ) ফিরে যেতে হবে নিঃসন্দেহে তোমার রবের দিকেই ৷ 

-১০. তুমি দেখেছ সেই লোকটিকে যে একজন বান্দাহকে নিষেধ করে যখন সে সালাত আদায় করতে থাকে। 
১১-১২. তুমি কি মনে কর, যদি সেই (বান্দাহ) সঠিক পথে থাকে কিংবা পবিত্রতা-সতর্কতার শিক্ষা দান করে? 
১৩, তোমার কি ধারণা, যদি (এই নিষেধকারী ব্যক্তি সত্যকে) অমান্য করে ও মুখ ফিরিয়ে নেয়? 

5] ১৪. সে কি জালে না যে, আল্লাহ দেখছেন। 

y ১৫. কক্ষণ-ই নয়। সে যদি বিরত লা হয়, তা হলে আমরা তার সামনের চুল ধরে তাকে টানব! 


২! লন্বুদ্তাতের শদ-মর্থাদায় অভিধিক্ত হওয়ার শর রসূলে করীম ঘখন হারাম শরীফে নামায পাঠ করতে শুরু করেছিলেন ও Ee 
আবাজ্জেহেল তার নামাযে বাধ্য দাল করতে চেয়েছিল সেই সময় এ আল্লাত অবতীর্ণ । 


nate, 


১৬. সেই মাথার সামনের কেশগুচ্ছ ধরে টানবো যে মিথ্যুক ও অত্যস্ত অপরাধকারী । 
১৭. সে ডেকে নিক নিজের সমর্থকদের দলকে । 


১৮, আমরাও আযাবের ফেরেলাতাদেরকে ডেকে নিব। 


১৯. কক্ষণই-নয়, তার কথা শুনো না। আর সিজদা কর এবং (তোমার রবের) নৈকট্য লাভ কর ৷ (সিজদার [8 
আয়াত)। 


2 


EOS ON A CAAA 


TB SOO 


প্রথম আয়াতের ১4511 শব্দটিকেই এর নামরূপে নিদিষ্ট করা হয়েছে। 


নাধিল হওয়ার সময়-কাল রি 
এই সূরাটি মন্তী না মাদানী, এ বিষয়ে মতভেদ রয়েছে । আবু হায়য্লান তার 4৯১1 =| নামক গ্রন্থে দার্ব | 


করে বলেছেন যে. অধিকাংশ বিশেষজ্ঞের মতে এ সূরাটি মাদানী। আলী ইবৃনে আহমদ আল ওআহেদী ভার | 
তাফসীরে বলেছেন, মদীনায় এ সূরাটিই সর্বপ্রথম নাযিল হয়। কিন্তু এর বিপরীত মতও রয়েছে। আল্লামা আল- | 


মাওয়াী বলেন, অধিক সংখ্যক কুরআনবিশারদের মতে এটা মকী সূর! ৷ ইমাম সুযৃতী 'আল-ইতকান' গ্রন্থে এ টং 


কথাই লিখেছেন! ইবনে মারদুইয়া, ইবনে আব্বাস, ইবনুযযুবাইর ও হযরত আয়েশা (রাঃ) হতে একটি উক্তি |; 


উদ্ধৃত করেছেন । তাতে বলা হয়েছে, এ সূৱাটি মক্কায় নাযিল হয়েছে। সূরার মূল বক্তব্য ও বিষয়ব্তু চিন্তা করলেও | 
মনে হয়; এ সূরাটি মক্কার পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । অতএব এটা অবশ্যই মক্কায় নাযিল হয়ে থাকবে । E 


বিষয়বস্তু ও আলোচনা E: 
কুরআন মজীদের মর্যাদা, মূল্য ও গুরুত্ব বুঝানোই এই সূরাটির মূল বক্তব্য । কুরআনের পরম্পরা সজ্জায়লে এ | 
সূরাটিকে সূরা 'আল-আলাকে'র পর রাখা বিশেষ তাৎপর্যপূর্ণ স্বত£ই মনে হয়। সূরা আল-আলাকের প্রাথমিক 
| পাচটি আয়াত নাযিল হওয়ার ফলে যে মহান গ্রন্থ অবতরণ শুরু হয়েছিল, সেই কুরআন সম্পর্কেই এ সূরায় বলা [ঃ 
হয়েছে যে. এ কুরআন যে রাতে অবতীর্ণ হতে শুরু করেছিল তা এক ইতিহাস রী ও মানুষের ভাগা [১ 
রচনাকারী রাত ছিল । এ কিতাব অতীব মর্ধাদাসম্পন্ন ও মহামূল্য গ্রন্থ এবং এর হওয়া বড় তাৎপর্যপূর্ণ চু 
ব্যাপার ৷ এ সূরায় আল্লাহতা'আলা সর্বপ্রথম বলেছেন “আমিই এ কিতাব নাযিল করেছি।” অর্থাৎ এটা মুহাম্মদ টি 
(সঃ)-এর নিজস্ব কোন রচনা নয়। বরং এটাআমরই নাঘিল করা কিতাব । এরপর বলেছেন "আমি এ কিতাব [টু 
ক্লুবের রাত্রে নাযিল করেছি” । 'কুদরের রাত' কথাটির দুটো অর্থই এখানে গ্রহণীয়। একটা এইঃ এটা সেই রাত. ঢং 
যে রাতে ভাগাসমূহের ফয়সালা করে দেয়া হয়। অন্য কথায় এটা অন্যানা রাতের মত কোন সাধারণ রাত নয় । 
এটা ভাগা রচনা ও ভাগ্য বিপর্যয়ের রাত ৷ এ রাতে এ কিতাবের অবতরণ একখানি কিতাবের অবতরণই শুধু নয়. [টি 
এ এমন একটা কাজ, যা কেবল কুরাইশ নয়. কেবল আরব জাতিই নয়, সমগ্র মানবজাতি ও জগতের ভাগ্য |; 
পরিবর্তন করে দেবে, সূরা আদৃ-দোখানেও এই কথাটি বলা হয়েছে- (সূরা দোখান-এর ভূমিকা দ্রষ্টবা)। দ্বিতীয় | 
অর্থ হলো, এ বড়ই সম্মান. মর্যাদা, মাহাত্মা ও সন্ত্রমের রাত। পরে এ কথার ব্যাখ্যা করে শ্বয্ং আল্লাহ্‌ তা'আলাই 
বলেছেন “এ হাজার মাসের তুলনায়ও অধিক উত্তম” । এ কথা দ্বারা মক্কার কাফেরদেরকে সাবধান ও সতর্ক করা |" 
হয়েছে । এর তাৎপর্য এই ঘে, তোমরা মক্কার কাফেররা হযরত মুহাম্মদ (সঃ) কর্তৃক পেশ করা এ কিভাবখানিকে ছু; 
নিজেদের শুনা বিপদ মনে করছে! এবং কি মুসীবত হলো বলে তাকে তোমরা তিরফৃত করছ কেবলমাত্র নিজেদের | 
নিরবদ্ধতার কারণে । অথচ যেরাতে এ কিতাব নাযিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, তা অতীব কল্যাণ ও অশেষ 
মংগলনয় রাত । এ রাতে সমগ্র মানুষের কল্যাণের জন্য সেই বিরাট কাজটি সম্পন্ন কর! হয়েছে যা মানবেতিহাদের [ 
হাজার হাজার মাসেও করা হয়নি। সূরা দোখান-এর ৩ নম্বর আয়াতে এ কথাটি বলা হয়েছে স্বতন্ত্র এক ভংগীতে | [টি 
এঁ সূরার ভূমিকায় আমরা তার ব্যাখ্যাও করেছি। রি 
সূরার শেষ ভাগে বলা হয়েছে, এ রাতে ফেরেশতা ও জিবরাঈল (আঃ) আল্লাহর অনুমতিক্রমে সব রকমের | 
আদেশ-নির্দেশ নিয়ে অবতীর্ণ হয়ে থাকে (সূরা দোখান-এর ৪ নম্বর আয়াতে ৮ +4! "সুদৃঢ় হুকুম' বলা [3 
হয়েছে) ৷ আর সন্ধ্যা হতে সকাল বেলা পর্যন্ত এ এক পরিপূর্ণ শান্তির রাত হয়ে থাকে। অর্থাৎ এ রাতে কোনরূপ [ 
অনিষ্টের স্থান হতে পারে ন! । কেননা, আল্লাহতা'আলার সমস্ত ফয়সালাই যে মানবতার কল্যাণের জন্যই হয়ে | 
থাকে, তাতে কোনই সন্দেহ নেই । এ রাতে কোন অন্যায় প্রার্থীত হয় না। এমনকি কোন জাতিকে ধ্বংস করে [৪ 
দেয়ার ফয়সালা হলেও তা অবশ্যই গোটা মানবতার কল্যাণের জন্যই হয়ে থাকে, অকল্যাণের জন্য নয়। 


৯ 
এক তার রুকু মক্কী কদর সূরা 


5 


০৪৯1 ৩১০ 20922 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 


2 ভি 
রো সি LD বে) 


HER bn Dn Sn on x Dn DHA SASH DH DD HD 


27৮44 11 


2 Ped পৃ 322 এৰ ১০ 
BAIA 6 IH 6 58১৩ গর্ত 8 BI 


2. 
| 
2. 
Ee 
নল 
ke 
শপ 
ke 
১ 
ke 
এ 
: 
35 


সূরা আল- 

[মন্ধায় ৰণ] 
মোট আয়াত £ ৫, মোট রুকু £ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


১. আমরা তা (কুরআন) কদরের রাত্রিতে নাযিল করেছি । 

২. তুমি কি জান ক্দরের রাত্রি কিঃ 

৩. কৃদরের রাত্রি হাজার মাস থেকেও অধিক উত্তম । 

৪. ফেরেশৃা ও কহ এই (রাত্রিতে) তাদের রবের অনুমতিক্ৰমে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয় ॥ 
৫. সেই কাতি পুরাপুরি শাস্তি ও নিরাপত্তার-ফজর উদয় হওয়া পর্যন্ত । 


En ER nnn RE te Rt RR ER BR RE EE 


প্রথম আয়াতের 23১) শব্দটিকেই এর নামরূপে নির্দিষ্ট করা হয়েছে 


নাযিল হওয়ার সময়-কাল 

এ সূরাটির মক্কী বা মাদানী হওয়া পর্যায়ে মতভেদ রয়েছে। কতিপয় তফসীরকার বূলেন, সাধারণ [মি 
বিশেষজ্ঞদের মতে এ সূরাটি মক্কী । আর অপর কিছুসংখ্যক মুফাসসীর বলেন, সাধারণ বিশেষজ্ঞদের মতে এটি [টি 
মাদানী । ইবনুয যুবাইর ও আতা ইবনে ইয়াসার বলেছেন, এটি মাদানী সূরা ॥ ইবনে আব্বাস ও কাতাদাহর এ | 
পর্যায়ে দুটো কথা উদ্ধৃত হয়েছে। একট! কথা অনুযায়ী এটা মক্কী, আর অপর কথা অনুযায়ী এটি মাদানী । হযরত টে 
আয়েশা (রাঃ) একে মক্কী সূরা বলেছেন। আল-বাহারুল মুহীত গ্রন্থকার আবু হাইয়ান ও আহকামুল কুরআন [৯ 


প্রণেতা আবদুল এনইম ইবনুল ফারাস এ সূরাটি মন্তী হওয়াকেই 'অগ্রাধিকার দিয়েছেন। এ সূরার বক্তব্য ও (ঃ 


বিষয়কদুতে এমন কোন নির্দশন বা ইংগিত পাওয়া যায় লা যার ভিত্তিতে নিশ্চয় করে বলা যেতে পারে যে, এটি 


মক্কী কিংবা মাদানী । 
বিষয়বস্তু ও আলোচনা : 
কুরআন মজীদের সূরা বিন্যাসে একে সূরা আল আলাক ও সূরা আল-কাদর-এর পরে স্থান দেয়া যথেষ্ট | 
তাৎপর্যপূর্ণ । সূরা আল-আলাক-এ প্রথম অহীতে অবতীর্ণ আয়াত ক'টি রাখা হয়েছে। আর সূরা আল- কুদর এ তা 
নাঘিল হওয়ার সময় তারিখ বলা হয়েছে । এ কিতাবের সাথে একজন রসূল পাঠানোও যে অতীব প্রয়োজনীয় ছিল, [ঃ 
তা বলা হয়েছে বর্তমান স্রাটিতে । 
সূরাটিতে সর্বপ্রথম রসূল প্রেরণের প্রয়োজনীয়তা ও অপরিহার্যতার কথা বলা হয়েছে। আর সংক্ষেপে সে | 
কথাটা হলো এই, দুনিয়ার মানুষ আহলি কিতাব বা মুশরিক যাই হোক না কেন, যে কুফরী অবস্থায় নিমজ্জিত ছিল, | 
তা হতে মুক্তি লাভের জন্য এমন একজন রসূল তাদের কাছে প্রেরণ অপরিহার্য ছিল যার নিজ সত্তাই হবে তার 
রসূল হওয়ার অকাট্য প্রমাণ তিনি আল্লাহর কিতাব লোকদের সামনে ত।৪ আসল ও অবিকৃত অবস্থায় পেশ 
করবেন এবং এ কিতাব বাতিলের সকল স্পর্শ ও সংমিশ্রণ হতে চিরকালই সম্পূর্ণ মুক্ত ও পবিত্র থাকবে পূর্ববর্তী 
আসমানী কিতাবসমূহে যেভাবে বাতিল অনুপ্রবেশ করেছে ও তার সঙ্গে সংমিশ্রিত হয়েছে এতে তা কোনক্রমেই [টি 
সম্ভবপর হবে না। এ কিতাব সম্পূর্ণরূপে যথাযথ সঠিক ও নির্ভুল শিক্ষায় পরিপূর্ণ হবে । Bs 
এরপর আহলি-কিতাব জাতিগুলোর শুমরাহির ব্যাখ্যা দেয়া হয়েছে। বল! হয়েছে, আল্লাহ তাদেরকে পথ | 
দেখাননি বলেই যে তারা বিভিন্ন পথে বিভ্রান্ত হয়ে গেছে এমন কথা নয় । তাদের ভ্রান্ত হয়ে যাওয়ার এটাই কারণ 
নয়। বরং সত্য কথা হবে যে, সঠিক পথের নির্দেশ ও বিধান তাদেরকে স্পষ্টভাবে বলে দেয়ার পরই তারা বিভ্রান্ত | 
হয়েছে. তার আগে নয়। এ হতে স্বতঃই প্রমাণিত হয় যে, তাদের গুমরাহির জন্য তারা নিজেরাই দায়ী । এ হলো [টি 
পূর্ব সম্পর্কে কথা । কিনতু বর্তমানেও এ রসূলের মাধ্যমে এক সুস্পষ্ট ও সুউজ্জুল বিধান তাদের সন্মুখে পেশ করা bs 


হয়েছে । এখনো যদি তারা বিভ্রাস্তই হতে থাকে, তাহলে তাদের এ বিভ্রান্তির জন্য তাদের দায়িত্ব অধিক বৃদ্ধি পেয়ে 
যাবে E 


এ প্রসংগেই বলা হয়েছে, আল্লাহতা আলার তরফ হতে যে নবী ও রসূলই এসেছেন ও যে কিতাবই নাঘিল [টি 
করা হয়েছে. তার সবই একটি মাত্র নির্দেশ দিয়েছে । আর সে নির্দেশ হলো সকল পথ-পস্থা ও নিয়ম পরিত্যাগ Bঃ 
কুরে আল্লাহর নির্ভেজাল বন্দেগী করার পণ ও পন্থা অবলম্বন করতে হবে। অন্য কারো ইবাদত-বন্দেগী ও 
আনুগত্য-উপাসনাকে তার সঙ্গে লামিল করা যেতে পারে না । নামায কায়েম করতে হবে ও যাকাত আদায় করতে 


| 
Fe 
০৩ 
|", 
৬] 
Fs 
0] 
Fs 
) 
Fy 
০৩] 
Fo 
০৩) 
ন্‌ 
0] 
৬. 
রি 
৬. 
০৩] 
নস 
৯. 
এ 
Fo 
র্‌ 
৬ 
১৬. 
a 
> 
১০ 


হবে আর চিরকালের জনা এটাই হলো সঠিক ও নির্ভুল দ্বীন। এটাই হলো চিরকালের নবী-রনূল ও অবতীর্ণ টি 
কিতাবনমূহের একমাত্র ঘোষণা ৷ এ ঘোষণা ছাড়া অন্য কিছু কিংবা এ ঘোষণার বিপরীত ঘোষণা আদৌ এবং 
কক্ষণই ছিল না ৷ শি 

এ হতেও অকাট্যভাবে প্রমাণিত হয় যে, আহলিকিতাবও আসল ও প্রকৃত দ্বীন হতে বিচ্যুত হয়ে নিজেদের | 
ধর্মমতে যেসব নতুন নতুন মত, পথ ও কথার উদ্ভাবন বা বৃদ্ধি করে নিয়েছে, তা সবই সম্পূর্ণ বাতিল। আল্লাহর E 
এই শেষ নবী ঘিনি এখন এনেছেন তিনিও সেই আসল দ্বীনের দিকে ফিরে আসবার জন্য তাদেরকে আকুল আহবান | 
জানাচ্ছেন। 

সূরার শেষ ভাগে স্পষ্ট ও অকাট্য ভাষায় বলে দেয়া হয়েছে, যে আহলি কিতাব ও মুশরীক এ রসূলকে মেনে | 
নিতে অস্বীকার করবে, ভারা নিকৃষ্টতম জীব । চিরকাল জাহান্নামই তাদের জন্য নিদিষ্ট শান্তি । পক্ষান্তরে যারা ঈমান [ 
এনে নেক আমলের পথ ও পন্থা অবলম্বন করবে এবং আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন যাপন করবে. তারা ছু 
অতীৰ উত্তম সৃষ্টি । তারা চিরকালই বেহেশতে বসবাস করবে। আল্লাহ তাদের প্রতি রাজি এবং তারাও রাজি | 
আল্লাহর প্রতি । বস্তুত এ লোকদের জন্য এটাই শুভ কর্মফল। 


“ial ৩০ 


BEL তত এপ পাঠ, ৫21৮ 


এক তার রুকু মাদানী বাইয়্যেনাহ সূরা , 9 আট তার আয়াত 
চা 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহ্র নামে (শুরু করছি) 
০ LE আর্ক 3 ১৮৫ পাও 
LIDS জা Hos BH LY 


58 


6৮ OK ৃ 
একজন অকাট্য দলিল তাদের কাছে যতক্ষণ না | 
(অর্থাৎ) 


১। আহলি-কিতাব ও মুশরিকদের মধ্যে যেসব লোক কাফের ছিল (তারা নিজেদের কুফরী থেকে) বিরত হতে | 
প্রস্তুত ছিল লা- যতক্ষণ তাদের নিকট উচ্ছুল-অকাট্য দলীল না আসবে। 

২7 (অর্থাৎ) আল্লাহর নিকট থেকে একজন রসূল,১ যে পবিত্র সহীফা পড়ে শুনাবে, হ 
৩। যাতে সম্পূর্ণ শাশ্বত ও সঠিক লেখাসমূহ লিপিবদ্ধ থাকবে ।২ 
৪ । পর্বে যে লোকনিগকে কিতাব দেয়া হয়েছিল তাদের নিকট (সঠিক, নির্ভুল পথের) সুস্পষ্ট উজ্জ্বল বিবরণ আসার [বি 
শর ব্যতীত তাহাদের মধ] বিচ্ছিন্রতা দেখা দেয় নি।৩ 

১; এখানে স্বয়ং রসূলে করামকে একটি উদ্জ্বল দলিল বল৷ হয়েছে । 


২) অর্থাৎ এন্জপ পবিত্র লিশি-্রস্থ যাতে কোনপ্রকার বাতিল কথা, কোন প্রকারের বিভ্রান্তি, রষ্টতা ও কোন নৈতিক | 
শংকিলতার সংমিশ্রুল নেই । 


৩: অর্থাৎ এর পূর্বে গ্রশ্থধারীগণ খে বিভিন্ন শ্রকার ভ্রষ্টতায় বিশ্রান্ত হয়ে অসংখ্য দলে উপদলে বিতক্ত হয়েছিল তার কারণ এই | 
64 নয়, যে আন্যাহ তা'আলা তাদের পথ প্রদর্শনের জন্য নিজের পক্ষ থেকে কোন উজ্জ্বল অকাট) দলীল প্রেরণ করার ব্যাপারে 


কোন কুটি করেছিলেন । বরং আন্লাহতা 'আলার পক্ষ খেকে প্র প্রদর্শন ও হেদায়েত আসার পর তারা এই গতি অবলম্বন [দি 
৪} করেছিল সুতরাং তার নিজেরাই তাদের পঞ্-অ্রষ্টতার জান! দায়ী । 


তা 


রিল ৮ বে Plt | 


৫ > হা ৮ Lg 2/3 EAS 

2 25 3 ০১০ Pl Ls NAG 

জাহান্নামের আতুনের মধ্যে মুশরিকদের এবং কিতাবদের আহলি মধ্য হতে কুফরি যারা 
1৪ CR! 


ls (হবে) 
2 er 22 বি 22 A ars 4 টা 
32 ৩০5 2১১৯ ১৪০ ৮ PSE 
তাদের রবের কাছে তাদের পুরস্কার সৃষ্টি উত্তম তারাই এসব লোক নেকীর আমল 


16 Eg ৫১ ৪9 GE ৬ GH ৩৫ ৩৬ 
সর্বদা তার মধ্যে চিরস্থায়ী হবে ঝর্ণা ধারা তার তলদেশ দিয়ে প্রবাহিত হয় চিরস্থায়ী জান্নাত 


তার রবকে ভয় করে তার জন্যে এটা ভার প্রতি তারা রাযি এবং তাদের প্রতি আল্লাহ্‌ রাযি 


যে হয়েছে রয়েছেন 


৫ । আর তালেরকে এছাড়া অন্য কোন হুকৃমই দেয়া হয় নি যে, তারা আল্লাহ্‌র বন্দেগী করবে, -লিজেলের দ্বীনকে 
তারই জন্য ঝালেস করে, সম্পূর্ণরূপে একনিষ্ঠ ও একমুখী হয়ে, আর সালাত কায়েম করবে ও যাকাত দিবে। মূলত [ 
এটাই অতীব লতা-সঠিক ও সুদৃঢ় দ্বীন । রঃ 
৬। আহলি কিতাব ও মুশরিকদের মধ্য হতে যেসব লোক কুফরী করেছে ৪ তার! নিঃসন্দেহে জাহান্নামের আগুনে | 
নিক্ষিপ্ত হবে এবং চিরকাল তাতে থাকবে । এই লোকেরা নিকৃষ্টতম সৃষ্টি । টি 
৭। ঘেসব লোক ঈমান এনেছে ও নেক আমল করেছে তারা নিঃসন্দেহে অতীব উত্তম সৃষ্টি । ps 


৮ । তাদের শুভ কর্মফলরূপে তাদের রবের নিকট চিরস্থায়ী বেহেশতসমূহ রয়েছে যেগুলোর তলা হতে ঝর্ণাধারা F 
হব্াহমান। থাকতে । তারা তাতে চিরকাল বসবাস করবে । আল্লাহ তাদের প্রতি রাযি হয়েছেন এবং তারাও আল্লাহর [টি 


প্রতি রাযি হয়েছে । এই সবকিছু তার জনা যে নিজের রবকে ভয় করেছে। 
SSE VES SESS -- 


এখানে কুফরের অর্থ মূহাস্বদকে (সঃ) মান্য করতে অস্বীকার করা । 


Bi 


৯৯ সুরা আল বিল্যাল ৯৮ পারা ৩০ 


৮০5৬০০০৪০৩৪০৮ ৩ ৪০5০০০৪০৯৯০ ৩০৪০৪ ০০০০০০৬০ ৭০5০555537102 5055০52০০55 5555S 
ee En an PE TE Eta 2 a En on আছি nl DIR mn = Em SE Ete oom A an EE ACD Sr am =m En WBE 


প্রথম আয়াতের 15) শব্দ হতে এর নাম গৃহীত । 
নাযিল হওয়ার সময়-কাল টঃ 
এ সূরাটি মন্ধী কি মাদানী এ বিষয়ে মতভেদ রয়েছে। ইবনে মাসস্উদ্, আতা, জাবির ও মুজাহিদ বলেন, এটা |: 
মক্কী সূরা । ইবনে আব্বাসের (রাঃ)ও একটা উক্তি এরই সমর্থনে উদ্ধৃত হয়েছে। পক্ষান্তরে কাতাদাহ.ও মুকাতিল | 
বলেন, এটা মাদানী সূরা । ইবৃনে ‘আব্বাস (রাঃ)-এর অপর একটা উক্তিতে এর সমর্থন পাওয়া যায়। ইবনে আবু || 
} হাতিম হযরত আবু সা"ঈদ খুদরী (রাঃ) হতে যে বর্ণনাটি উদ্ধৃত করেছেন, এ সূরার মাদানী হওয়া সম্পর্কে তাকেই | 
০০০75 f Bs 


wire 

05 02৮১ ০০০ ০ ০৪ ভিডি 2০১০৩৬০০৬০৯ 
আয়াতটি যখন নাযিল হলো, তখন আমি নিবেদন করলাম, হে রাসূলুল্লাহ (সঃ), আমি কি আমার আমল চু 
দেখবো? মবী করীম (সঃ) জবাবে বললেন, হ্যা । আমি বললাম, এটা কি বড় বড় গুনাহ সম্পর্কে? তিনি বললেন, | 
} হ্যা। বললাম, ছোট ছোট গুনাহও কি দেখবো? তিনি বললেন, হ্যা । এ কথা শুনে আমি বললাম, তাহলে তো আমি | 
বড় বিপদে পড়বো । নবী করীম (সঃ) বললেন ঃ ‘সন্তুষ্ট ইও-আনন্দ কর হে আবু সাঈদ! কেননা, প্রত্যেকটি নেক | 
কাজ তারই মত দশটি নেক আমলের সমান হবে" । এ হাদীসটির ভিত্তিতে বলা হয় যে, এ সূরাটি মদীনায় নাযিল. (| 


| হয়েছে। তাও এভাবে যে, হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) মদীনার অধিবাসী ছিলেন এবং ওহুদের যুদ্ধের পর পূর্ণ |! 


] বয়ক্কতা পেয়েছেন তার কথা হতে বরং বুঝা যায় এ সৃরাটি যদি তার উপস্থিতিতে নাযিল হয়ে থাকে, তাহলে*তা ps. | 
৪] অবশ্যই মাদানী সূরা হবে। কিন্তু আয়াত ও সূরার নাযিল হওয়ার উপলক্ষ বর্ণনার ব্যাপারে সাহাবা ও তাবেঈনের ঢু: 
অবলৰিত নীতির যে ব্যাখ্যা আমরা ইতিপূর্বে সূরা “দাহর'-এর ভূমিকায় করে এসেছি, তার ভিত্তিতে বলা যায়, 4 


কোন সাহাবী যদি বলেন যে, এ আয়াতটি অমুক অবস্থায় বা ক্ষেত্রে কিংবা উপলক্ষ্যে নাযিল হয়েছে, তবে বুঝতে |. 


3] ' হবে য়ে ঠিক সে সময়ই যে তা প্রথম নাযিল হয়েছে এটা প্রমাণের জন্য এটা অকাট্য দলীল নয় । কেননা এও তো (5 
হতে পারে যে সূরাটি হয়তো প্রথমে কখনো নাযিল হয়েছে। কিন্তু হযরত আবু সা'ঈদ খুদরী (রাঃ) পূর্ণবয়ফ | 
৪] হওয়ার পর নবী করীমের (সঃ) মুখে এ সর্বপ্রথম শুনতে পেয়ে তার শেষাংশ দ্বারা ভীত হয়ে পড়েন ও নবী [3 
পটু করীমকে (সঃ) উক্তরূপ প্রশ্নাবলী জিজ্ঞাসা করেন। আর এর বিবরণ বলতে গিয়ে এমনভাবে তা বলেছেন যে, মনে | 
হয়, তিনি বলতে চান, যখন এ আয়াত নাধিল হলো তখন আমি নবী করীমের (সঃ) নিকট এ ধরনের প্রশ্ন ৮ 
করেছিলাম । এ বর্ণনাটি সামনে না থাকলে কুরআন বুঝে পড়ে এমন প্রত্যেক ব্যক্তিই স্পষ্ট বুঝবে যে, এ মাদানী | 
নয়, মক্কী সূরা । শুধু তাই নয়,তার বিষয়বস্তু ও বাচনভংগী দেখলে তো স্পষ্ট মনে হয়, এটা মক্কী পর্যায়েরও সেই | 
প্রাথমিককালে হয়তো অবতীর্ণ হয়ে থাকবে । কেননা, এতে সংক্ষিপ্ত ও অত্যন্ত মর্মস্পর্শী পদ্ধতিতে ইসলামের মৌল [ঙ 
আকীদাসমূহ লোকদের সামনে পেশ করা হয়েছে। i 


বিষয়বস্তু ও আলোচনা - 
এ সূরার বিধয়বন্ু হলো মৃত্যুর পর দ্বিতীয়বারের জীবন এবং দুনিয়ায় করা ছোট-বড়, গোপন-প্রকাশ্য সব. 
ৰ EE হ 


2১785 


Onl Om ul md nl RH 


228 


Ko onl OE om On a Ox on om Sp x(t DSH Sm 


& D 


(00 


নি 


৯৯ সূরা আল যিল্যাল ৯৯ মলা ৩০ 


দিছি 275 55555525555 2তত ECE ESS SES ERE EE ET EEE EEE ES ES EE SE ERLE TSE EEE 


পর দ্বিতীয় বারের জীবন কিভাবে হবে এবং তা মানুষের জন্য কিভাবে বিশ্বয়য়ের উদ্বেককারী হবে। পরে দুটো | 
ছোট বাক্যে বলা হয়েছে এই যে, এ যমীনের ওপর থেকে মানুষ নিশ্চিতভাবে সকল প্রকার কাজ করেছে এবং এ | 
নিষ্প্রাণ নির্জীব জিনিস কোন এক সময় তার কাজ-কর্ম সম্পর্কে সাক্ষ্য দেবে তা তার চিস্তা-কল্পনায়ও কখনো েঃ 
আলেনি। অথচ তা-ই একদিন আল্লাহর নির্দেশে কথা বলে উঠবে এবং কোন সময়, কোথায় কোন কাজ করেছে | 
তাও এক এক ব্যক্তি সম্পর্কে বলে দেবে । এরপর বলা হয়েছে, সেদিন পৃথিবীর কোণা-কোণা হতে মানুয় দলে দলে "চু 
নিজেদের সমাধি ক্ষেত্র হতে বের হয়ে আসবে। তখন তাদের করা আমলসমূহ তাদেরকে দেখানো হবে । আর { 
আমল দেখানোর এ অনুষ্ঠান এমন পরিপূর্ণ ও বিস্তারিতভাবে হবে যে, কোন বিন্দু পরিমাণ নেক আমল কিংবা বদ [ 
আমলও গোপন থাকতে পারবে না। রহ 


৯৯ সূরা আল যিল্যাল_ ১০০ পারা ৩০ 
উপ RE ততই ক 


টি হে হি হ জজ EEE SES EEE 
রিল হল ভি Le ২০০88 5৯১8-8-8-8 ০৯52 5০৯ 88০৯০৯৯২৯৯৯ ইত 
Se রর 


27252 


সস were Pe কচ ০ ২১ পপ সপ শা শীট LP এই আগা ক le UE La Irae, 


০৬৪৮৫ লাকা (৭) 
এক তার কুকু যিলযাল সূরা 
০৪১৯1 ৬৯৯৮) ls 
টে Ald eit রে bo “¥ নামে {শুরু করছি) পা 2৫ 
শে 2 24212 রঃ 
ODE pee 00H) 9420 


এবং তার 2775 বের করবে এবং ভার ভি) পৃথিৱী কম্পিত কর 


চা টা নত 33৯ 0 


কেননা তার়-খবরাদি ৮৯১৭ সেদিন ০৬ মানুষ 
2 নি পর্ণ ০ ও) 22 Ls » AN ৯ ॥ 2৫ 
১০১ I EEE ০৫ | ১৩০৪ ১৮০৯০ ৫ (821 
দির বিচ্ছিন্ন মানুষ বির সেদিন তাকে ৮১ 
অবস্থায় প করার 


wd 


ews 


| ১.যখন. পৃথিবী তার কম্পোনে ভীষণভাবে প্রকম্পিত করা হবে। 

২. এবং যমীন নিজের মধ্যকার সমস্ত বোঝা বাইরেনিক্ষেপ করবে, 

৩. এবং মানুষ বলে উঠবে, তার কি হয়েছে? 

৪. সেইদিন তা নিজের (উপরে ঘটিত) সমস্ত অবস্থা বলে দিবে । . 

৫. কেননা, তোমার রব তাকে (এইরূপ করার) নির্দেশ দিয়ে দিবেন। 

] ৬. সেদিন লোকেরা বিচ্ছিন্ন অবস্থায় ফিরে আসবে, যেন তাদের আমল তাদেরকে দেখানো যায়৷ 
৭.:পরস্তু যে লোক বিন্দু পরিমাণও নেক আমল করে থাকবে, সে তা দেখে নিবে । 

৮. এবং যে লোক বিন্দু পরিমাণ বদ্‌ আমল করে থাকবে সেও তা দেখতে পাবে। 


হর ০ ah ৮ সং দহ ক জল 
৯... sla a Nene ৯ ee Ne LS ১১১১৩ 


সূরার প্রথম “আল-আদিয়াত' শব্দটিকেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 
এ সূরাটি মক্কী কি মাদানী, এ বিষয়ে মতভেদ রয়েছে। হযরত "আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ), জাবির 
(রাঃ), হাসান বসরী, ইকরামা ও আতা প্রমুখ মনীষী একে মক্কী সূরা বলেছেন, পক্ষান্তরে হযরত আনাস বিন 
শু মালেক (রাঃ) ও কাতাদাহ বলেন, এটা মাদানী সূরা। হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে এ উভয় কথাই উদ্ধৃত 
৪] হয়েছে। তার একটা কথা অনুযায়ী এটা মন্ধী ও অপর কথা অনুযায়ী এটা মাদানী । কিন্তু সূরাটির মূল বক্তব্য ও 
 বিষয়বন্তুর দৃষ্টিতে এটি কেবল যে মক্কী তাই নয়, মক্কী জীবনেরও সেই প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরা । 


মূল বিষয়বস্তু র 

পরকালে অবিশ্বাসী কিংবা তার প্রতি ভ্রক্ষেপহীন হলে মানুষ যে কতখানি নৈতিক অধঃপতনে চলে যেতে | 
পারে, লোকদেরকে তা বুঝিয়ে দেয়াই এ সূরা'র মূল উদ্দেশ্য । সেই সংগে এ বিষয়ে লোকদেরকে সতর্ক করে 
তোলাও এর লক্ষ্য যে, পরকালে তাদের কেবল বাহ্যিক কাজেরই নয়, তাদের দীলের গোপন তত্ব ও তথ্যসমূহ 


তর যাচাই এবং পরখ করা হবে। 
এ উদ্দেশ্যে তদানীন্তন আরব সমাজের সাধারণ অশান্তি ও উচ্ছংখলতাকে যুক্তি ও প্রমাণস্বরূপ পেশ করা চু: 


হয়েছে । তার কারণে তখন সমস্ত দেশের অবস্থা ছিল অত্যন্ত বিপর্যস্ত । সাধারণ মানুষের জীবন সংকীর্ণতর হয়ে | 
এসেছিল । চারদিকে মারা-মারি ও কাটা-কাটির প্রাবল্য, লুঠতরাজ ও চুরি-ডাকাতির দৌরাত্ম্য । এক গোত্র অপর |: 
গোত্রের ওপর অতর্কিত হামলা চালাচ্ছিল। জীবনের নিরাপত্তা বলতে সেখানে কিছুই ছিল না। নিশ্চিন্তে ও নিরাপদে |: 
রাত কাটানো কারো পক্ষেই সম্ভব ছিল না। কখন কোন শক্ত সূর্যোদয়ের পূর্বমুহ্র্তে এসে গোটা জনবসতির ওপর [ 
নির্মম আক্রমণ চালায়, তার কোন ঠিক-ঠিকানা ছিল না। আরবের সমস্ত লোকই এ অবস্থা জানতো ও এর তীব্রতা 
মর্মে মর্মে অনুধাবন করতে পেরেছিল। যদিও লুষ্ঠিত ব্যক্তি ফরিয়াদ করতো, আর লুণ্ঠনকারী আনন্দের উৎসব | 
করতো । কিন্তু সে নিজে যখন বিপন্ন হয়ে পড়তো তখন গোটা দেশবাসী যে কি কঠিন দূরবস্থার মধ্যে পরিবেষ্টিত | 
হয়ে পড়েছে, তা পুরোপুরি অনুভব করতে পারতো । সাধারণভাবে বিরাজমান এই অবস্থার দিকে ইংগিত'করে এ 
] সূরায় বলা হয়েছে যে, মৃত্যুর পরে পুনজীবন এবং তখন আল্লাহর নিকট জবাবদিহি ও হিসাব-নিকাশ দেয়ার 
ব্যাপারে অজ্ঞ ও অনভিজ্ঞতা থেকে মানুষ তার আল্লাহর প্রতি সম্পূর্ণ অকৃতজ্ঞ হয়ে পড়েছে। আল্লাহর দেয়া 
শক্তিসমূহকে সে যুলুম-নিপীড়ন ও হত্যা-লুষ্ঠন প্রভৃতি অন্যায়.-কাজে ব্যবহার করছে! ধন ও সম্পদের লোভে অন্ধ £ 
হয়ে যে কোন উপায়ে তা অর্জনের জন্য নির্বিচারে চেষ্টা ও প্রচেষ্টা চালাচ্ছে । তা যতই হারাম ও বীভৎস পন্থায়ই চি: 
্টরু অর্জন করা হউক না কেন, তাতে তার মনে একটুও পরোয়া বা সংকোচ জাগে না! তার অবস্থা স্বতঃই সাক্ষ্য দিচ্ছে [ 
} যে, আল্লাহর দেয়া শক্তিসমূহকে ভুল পথে ব্যবহার করে সে তার নিকট চরম অকৃতজ্ঞ হয়ে পড়ছে। পরকালে 
তাকে যখন কবর হতে জীবিত হয়ে উঠতে হবে, তখন যেসব স্বার্থ, উদ্দেশ্য ও ইচ্ছার তাকীদে দুনিয়ায় সে নানা 
ধরনের কাজ করেছে তা দিলের গোপন জগত হতে বের করে সামনে পেশ করে দেয়া হবে- এ কণা যদি সে এ £ 
দুনিয়ায় জানতো তা হলে সে কক্ষণই এরূপ মারাত্মক আচরণ করতো না দুনিয়ায় কে কি করে এসেছে এবং আজ | 

করেই জানাবেন। 


আল m- Ee আর আজ ভাত তত তত আআ পিপিপি a আত ই অত অলি সি "ত en EES ‘as 7522 ৪৩ গি 


টা 2৮৪০০ CD 


০১৪১৯01 ৩৯)1901৮-) 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 


টি: 
এয বহয়ে পিন খোলযুললার) শপথ 
05০8৬ GE 356 ৪6০ 


ধুলাবালী জাৰে অতঃপর প্রভাতে 
উড়ায় 


9337, ৬ ৮22 
৫ 252 uly 


১. শপথ সেই (ঘোড়াগুলোর), যা হেসা ধ্বনি করে দৌড়ায়, 

২. পরে নিজের ক্ষুর দিয়ে) স্কুলিংগ ঝাড়ে, 

৩. আর অতি প্রভাতকালে আকস্মিক আক্রমণ চালায়, 

৪-৫. আর এই সময় ধুলি-ধু'য়া উড়ায় এবং এরূপ অবস্থায়ই কোন ভীড়ের মধ্যে ঢুকে পড়ে। 
৬. বস্তুতঃ মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ১। 

৭. আর সে নিজেই এর সাক্ষী ।২ 


অর্থাৎ আল্লাহতা'আলা তাকে যে শক্তি-ক্ষমতা দান করেছেন তা সে অত্যাচার-নির্যাতনের কাজে ব্যবহার করে। 
অর্থাৎ তার বিবেক-এর সাক্ষী, তার কর্ম-এর সাক্ষী, এবং অনেক কাফের মানুষ নিজেরা নিজেদের মুখে ও প্রকাশ্যে 
তাদের নিজেদের অবাধ্যতা ও অকৃতজ্ঞতার কথা ব্যক্ত করে। 


a1 
be 
be 
০ 
FS 
০ 
2 
র্‌ 
৮. 
> 
a 
৯ 
০ 
2 
রে 
Fs 
০ 
৯ 
(-) 
ন্‌ 
নি 
রী 
a) 
3 
শে) 
a 
০ 
2 
৩ 
3 
০ 
রর 
৪ 
০7 
3 
) 
a. 
) 
ডা. 
ডট 
নট. 
নর 
3 
০ 
| 
৪ 
ন্‌ 
৩ 
৮ 
Fo 
ও 
Fo) 
(-) 
2 
| 
শক 
হি 
৯ 
দস 
3 
ছা. 
12), 
3 
০ 
@. 
| 
3 
র্‌ 
FF 
৪৯ 
ডি 


৫) 222 

5250 

নিশ্চয় বক্ষসমূহের, মধ্যে 
আছে 


৮. সে ধন-মালের লালসায় তীব্রভাবে আক্রান্ত । 

৯-১০. তা হলে সে.কি সেই সময়কে জানে না, যখন কবরে যা কিছু (সমাহিত) আছে, তা বের করা হবে এবং 
বুকে যা কিছু (লুকিয়ে) আছে, তা বাইরে এনে যাচাই পরখ করা হবে ৩? 

১১. নিঃসন্দেহে তাদের রব সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত হবেন ৪ । 


৩। অর্থাৎ অন্তরের মধ্যে যেসব ইচ্ছা ও কামনা-বাসনা, যেসব লক্ষ্য; উদ্দেশ্য ও আকাংখা গুপ্ত আছে সে-সব কিছু প্রকাশ্যে 
উন্মুক্ত করে দেয়া হবে এবং এ সকলের পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে ভাল ও মন্দ, সু ও কু-কে সম্পূর্ণ পৃথক 
করে দেয়া হবে। নু 

৪। অর্থাৎ তিনি খুব তালরূপে জানিবেন-.কে কিরূপ এবং কে কোন্‌ শাস্তি বা পুরস্কারের যোগ্য। 


৪৯. 
৩) 
রী 
1 
ঞ 
[) 
0) 
৬ 
(- ) 
FF) 
1 
5. 
সঃ 
) 
১) 
2. 
৮) 
a. 
৪ 
হা. 
(০1 
a. 
৭ 
3. 
(-) 
ক 
খ্ট 
[) 
1 
ভা. 
5 
ল 
হা 
৪ 
(") 
7 
4 
ী 
(০1 
2. 
() 
2. 
1 
পা) 
১9] 
। 
7 
7 
ঞ. 
a" 
নটী 
০, 
) 
EE) 
(>) 
F 
(>) 
2 
7 
) 
৬ 
চি 
০) 
ডি. 
(-) 
ঞ. 
৩. 
। 
9 
8 
) 
1 
৯. 
0) 
জা 
(-) 
2. 
(=) 
ছা. 
(>) 
৪ 
(৮8 
চর 
মত 
fe. 
A“) 
a. 
ও. 
» 
ডি 
৯. 
() 
a. 
৬ 
» 
(-) 
ঘি) 
() 
৯৩. 
FF) 
এট 
। 
5. 
) 
9 
চা. 
a 
a 
ন্‌ 
৪ 


9 


৯০৬৫৮০৫০৫৮6 


৬৫৩ 


3 
be 
a 
লন 
5৯ 
টু 
5৯ 
[ 
নু 
রড 
ল্ঠ 
চি 
3 
ke 
৪ 

৩ 
bc) 
চী 
শত 
নি 
ke 
ও 
ন্ট 
ke 
৯ 
35 
a 
৯ 
[ 


নামকরণ 
সূরা'র প্রথম শব্দ 2০১01] কেই এর নামরূপে নির্দিষ্ট করা হয়েছে। 
মূলত এ কেবল নামই নয়, এর বিষয়বস্তু ও মূল বক্তব্যেরশিরোনামও হলো এই । কেননা, এতে কিয়ামত 
সম্পর্কেই কথা বলা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 


এ সূরাটি মক্কী । এর মক্কায় অবতীর্ণ হওয়া সম্পর্কে কোনই মতভেদ নেই। এর বিষয়বস্তু হতে বুঝা যায় যে, 
এটা মক্কায় প্রাথমিককালে অবতীর্ণ সূরাসমূহের অন্যতম । 


বিষয়-বস্তু ও আলোচনা 

এ সূরার বিষয়বস্তু ও মূল বক্তব্য হলো “কিয়ামত ও পরকাল" । সর্বপ্রথম এ কথা বলে লোকদেরকে কাপিয়ে 
তোলা হয়েছে ঃ “বিরাট দুর্ঘটনা, কি সেই বিরাট দুর্ঘটনা? তুমি কি জান, সেই বিরাট দুর্ঘটমাটা কি? এভাবে কোন Ff 
ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হবার খবর শুনবার জন্য শ্রোতৃমন্তলিকে উৎকর্ণ করে তোলার পর দু'টো বাক্যে | 
কিয়ামতের অবস্থা তাদের সামনে পেশ করা হয়েছে। বাক্য দু'টো এই $ সেই দিন মানুষ ঘাবড়ানো অবস্থায় | 
চারিদিকে এমনভাবে দৌড়িয়ে বেড়াবে যেমন আলোর চারধারে পোকাগুলো বিক্ষিপ্ত হয়ে উড়তে থাকে । আর [ 
পাহাড়গুলো নিজেদের স্থান হতে উৎপাটিত হয়ে যাবে, সেগুলোর সাথে মাটির বাধন ছিন্ন হয়ে যাবে ও ধুনা চু 
পশমের মত বয়ে যাবে'। পরে বলা হয়েছে £ কিয়ামতের দিন লোকদের হিসাব পাবার জন্য যখন | 
আল্লাহতা"আলার আদালত কায়েম হবে তখন- কোন্‌ লোকের নেক আমল তার খারাপ আমলের তুলনায় অধিক | 
এবং কার নেক আমলের ওজন তার বদ আমলের তুলনায় কম- এটাই হবে ফয়সালা করার ভিত্তি প্রথম ধরনের চু 
লোক এমন সুখভোগের অধিকারী হবে যা'পেয়ে তারা সন্তুষ্ট হবে এবং দ্বিতীয় প্রকারের লোকদেরকে আগুনে ভর্তি 
গভীর গহ্বরে নিক্ষেপ করা হবে। | 


1 রত >. 


এগারো তার আয়াত 


( Da $B on Vu ou OK DE ৯৫৮1 


পভ. 0/2 // Br raid 
52250 COE 
হবে সেদিন ভয়াবহ দুর্ঘটনা কি তোমাকে কিসে এবং ভয়াবহ দুর্ঘটনা কি ভয়াবহ দুর্ঘটনা | 
সেই জানাবে সেই 


৮ 


৪ রি 22 2/2 


2 207 2 গাহি বার্মার ৬ রর 


Ed চহ রে YY 5, পরা ১12 2 (47 

255 0৮ 6459% SE ৬ ৬ 

জীবনের মধ্যে সে অতঃপর তার (নেকীর) ভারী হবে. যার অতঃপর 
(হবে) পাল্পাসমূহ তার (ব্যাপার) [১ 


সুরা আল-কৃারিয়াহ 
(মক্কায় অবতীর্ণ] 
মোট আয়াত £ ১১ মোট রুকু £ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


১. ভয়াবহ দুর্ঘটনা! 

২. কি সে ভয়াবহ দুর্ঘটনা? 

৩, তুমি কি জান সে ভয়াবহ দুর্ঘটনা কি? | 

৪-৫. সেইদিন- যখন মানুষ বিক্ষিপ্ত পোকার ন্যায় এবং পাহাড় রং-বেরং-এর ধুনা পশমের মত হবে। 
৬-৭, অতঃপর যার পাল্লা ভারী হবে ১ সে পছন্দমত সুখে থাকবে। 


8৮8৮৮/৮7৪২০২/-৫৩০০৮৪০৫৬৪৭২৯০০৪/-৬০-১৪৩০০/০৪৩০০৫০২৫০১০৫২০০২৬৫২২০২৬৬২০৫০০০২০৪৮২০২০। 


পু 


সর 


জজ তত 99 


2/ 
ভা 
(তার) ব্যাপার 


2:42. 
০৮ 4০ ্ 


aaa 
YY ' 
(0) 


Rr 
১৪ 
জা, 


ae MRR 
IE 15212 
অতঃপর তার পাল্লাসমূহ হালকা হবে যার আর 


হবে  তার-আশ্রয়স্থল 


০9555 


রত 
Ars 
রি 
গভীর গহ্বর 
৮-৯. আর যার পাল্লা হালকা হবে, গভীর গহ্বর-ই হবে তার আশ্রয়স্থল ৷ 


১০. তুমি কি জান তা কি জিনিস? 


১১. জলন্ত আগুন! 


সিজন সি an sn ওইদিন BT) (GOR OC EG CC টি abe na ane by Tete 


1017৩ 


ক, 


এ 


ভে ০৫৯ 


গু? 


% ০০১০4 রর চস 


প্রথম আয়াতের 4৩] শব্দটিকেই এর নামরূপে নির্দিষ্ট করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল ূ ঃ 

আবু হাইয়ান ও শওকানী বলেন, সব তফসীরকারকের মতেই এ সূরাটি মন্কী। ইমাম সুযূতী বলেন, সবচেয়ে | 
বেশী পরিচিত কথা যে, এটা মক্কী সূরা। কিন্তু হাদীসের কোন কোন বর্ণনায় বলা হয়েছে, এটা মদীনায় অবতীর্ণ [ 
হয়েছে। বর্ণনাসমূহ এই £ | | 
ইবনে আবু হাতিম আবু বুরাইদা'র বর্ণনা উদ্ধৃত করেছেন । তাতে বলা হয়েছে, বনী হারিসা ও বনীল হারস্‌ | 
নামক আনসারদের দুটো গোত্র প্রসংগে এই সূরাটি নাযিল হয়েছে। উভয় গোত্রই পরস্পরের প্রতিদ্ন্দ্িতায় | 
নিজেদের জীবিত লোকদের গৌরবর্গাথা বর্ণনা করলো। পরে কবরস্তানে উপস্থিত হয়ে নিজেদের মরে যাওয়া 


লোকদের গৌরবগাথা পেশ করলো । এই ব্যাপার উপলক্ষ্যেই আল্লাহর কালাম 4 $4 নাবিল 


হয়েছে। কিন্তু সূরা বা আয়াতের নাযিল হবার উপলক্ষ পর্যায়ে সাহাবী ও তাবেঈনদের যে নীতি রয়েছে সেদিকে | 
যদি লক্ষ্য রাখা যায় তাহলে বরং বলা যেতে পারে এই গোত্রদ্বয়ের এই ব্যাপারের সঙ্গে এ সূরার কথাগুলোর বেশ | 
মিল আছে। 

ইমাম বুখারী ও ইব্‌নে জরীর হযরত উবাই ইবৃনে কা'ব-এর এ কথাটা উদ্ধৃত করেছেন £ 


‘আদম সন্তান যদি দু’ উপত্যকা ভর্তি সম্পদ পায়, তবুও সে তৃতীয় উপত্যকা পেতে চাইবে ৷ আদম সন্তানের | 
পেট মাটি ছাড়া অন্য কোন জিনিস দিয়েই ভরতে পারে না।' নবী করীমের (সঃ) এ কথাটা আমরা প্রথমে | 
কুরআনের অংশ মনে করতাম । শেষ পর্যন্ত ৮417৬ নাযিল হলো। . ; 

এ হাদীসটির ভিত্তিতে সূরা তাকাসুরকে মাদানী সূরা মনে করা হয়। কেননা হাদীসটির মূল বর্ণনাকারী হযরত | 
উবাই মদীনায় মুসলমান হয়েছিলেন, কিন্তু সাহাবায়ে কিরাম উপরোক্ত হাদীসটিকে কোন অর্থে কুরআনের অংশ | 


মনে করতেন, তা হযরত উবা'ইর উপরোক্ত কথায় স্পষ্ট বুঝা যায় না। এর অর্থ যদি এই হয় যে, তারা একে ঢঃ 


}' কুরআনের একটা আয়াত মনে করতেন, তাহলে বলবো, এ কথা কোনক্রমেই গ্রহণযোগ্য নয় । কেননা অধিকাংশ { 


৷ সাহাবীই কুরআনের এক একটা অক্ষরের সঙ্গে সুপরিচিত ছিলেন! তারা এ হাদীসটিকে কুরআনের আয়াত মনে | 
করার মত মারাত্মক ভুল করবেন তার কোনই কারণ থাকতে পারে না। মূলত এ একটা অসম্ভব কথা । আর তার | 


কুরআনের অংশ হবার অর্থ যদি এই হয় যে, এটা কুরআন হতে গৃহীত ও কুরআনের মৌল ভাবধারার সঙ্গে এর | 
মিল আছে, তা হলে হযরত উবাই'র কথার অর্থ এও হতে পারে যে, মদীনায় যারা ইসলাম কবুল করেছিলেন, তারা ]% 


নবী করীমের (সঃ) মুখে এ সূরাটি শুনে মনে করেছিলেন যে, এটা এখনি নাধিল হয়েছে । আর নবী করীমের (সঃ) [৯ 


পূর্বোদ্ধৃত কথাটা এ সূরা হতেই গৃহীত বলে তাদের ধারণা হয়েছিল । .. 2 
ইবনে জরীর, তিরমিযী ও ইবনুল মুনযির প্রমুখ মুহাদ্দীসগণ হযরত আলীর (রাঃ) একটা উক্তি উদ্ধৃত [ঃ 


| করেছেন। তিনি বলেছেন £ আমরা কবরের আযাব সম্পর্কে সবসময় সন্দেহের মধ্যে পড়েছিলাম- শেষ পর্যন্ত নু 


১০, পম আত ও সাস্দুস সা কনে শাত্রা ৩০ 


আল্হাকুমুত্‌ তাকাসুর নাযিল হলো৷। এই কথাটিকে সূরা “তাকাসুর'-এর মাদানী হবার দলিল হিসেবে পেশ করা 
2] হয়। কেননা কবরের আযাবের উল্লেখ মদীনাতেই হয়েছিল । মক্কায় হিযরতের পূর্বে এর কোন উল্লেখ হয়নি ৷ কিন্তু : 
দু এ কথাটা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন ৷ মক্কায় অবতীর্ণ কুরআনের সৃরাসমূহের বহু স্থানে কবরের আযাবের উল্লেখ 
| রয়েছে এবং তা এতই স্পষ্ট যে, তাতে কোনরূপ সন্দেহের অবকাশ নেই । সূরা আল-আনআম-৯৩ নম্বর আয়াত, 
নহল-২৮ নম্বর, আল-মুমিনূন-৯৯-১০০ নম্বর, আল-মুমিন ৪৫-৪৬ নম্বর আয়াতসমূহ দৃষ্টান্তরূপে উল্লেখ করা যেতে 
পারে। এ সবকটি সৃরাই মক্কায় অবতীর্ণ । কাজেই হযরত আলীর (রাঃ) কথা হতে শুধু এতটুকুই বুঝা বায় যে, এ 
ট] ক'টি মন্ধী সূরার নাযিল হবার পূর্বেই সূরা “তাকাসুর' অবতীর্ণ হয়েছিল। অতঃপর কবরের আযাব সম্পর্কে 
৪] সাহাবীদের আর কোন সন্দেহ থাকলো না। 

হ্‌ এ কারণে এসব হাদীস বর্তমান থাকা সত্ত্বেও অধিকাংশ মুফাসসীর এ সূরাটি মক্কী হবার ব্যাপারে সম্পূর্ণ 
3] একমত । আর তাই. সূরা ‘তাকাসুর' কেবল যে মক্কায় অবতীর্ণ সূরা তাই নয়, এর বিষয়বস্তু ও মূল 
9] বক্তব্য এবং এর বাচনভংগী হতে স্পষ্ট বুঝা যায় যে, এটা মক্কার প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ সূরাসমূহের অন্যতম । 


বিষয়বস্তু ও মূল বক্তব্য 
} মানুষ দুনিয়া পূজা ও বৈষয়িক দৃষ্টিভংগীর ফলে মৃত্যুকাল পর্যন্ত বেশী ধন-সম্পদ, বৈষয়িক স্বার্থ ও স্বাদ-সুখ, 
প্র সম্মান ও প্রতিপত্তি লাভ করতে সচেষ্ট থাকে এবং এ ব্যাপারে পরস্পরের প্রতিযোগিতা করে সকলকে ছেড়ে আগে 
[23] এগিয়ে যাবার চেষ্টায় মেতে যায়। এসব জিনিস লাভ করে গৌরব-অহংকার করতে থাকে । এই একক চিন্তা 
মানুষকে এতই তন্ময় ও মশগুল করে রাখে যে, এটা হতে উর্ধের কোন জিনিসের দিকে লক্ষ্য দেয়ার একবিন্দু ইশই 
কারো থাকে না। এ অবস্থার মর্মান্তিক পরিণতি হতে সাবধান করাই এ সূরাটির উদ্দেশ্য । এ বিষয়ে সাবধান করে 
শী দেয়ার পর লোকদেরকে বলা হয়েছে যে, এখানে তোমরা যে নিশ্চিস্ততার সঙ্গে এ নি'আমতসমূহকে একত্রিত 
] করছো, এটা কেবল সুখ, স্বাদ ও আনন্দ ভোগের নি'আমতই নয়, প্রকৃতপক্ষে তোমাদের পরীক্ষার সামগ্রীও এটা । 
শর এর প্রত্যেকটি নি'আমত সম্পর্কে তোমাদেরকে পরকালে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে ' 


ররর দির GE তত পপির) হিরন বির EE 


iE 
) শরীর 


চারার হারার ভারা কা ছাতা হারা ৮ ভা তিশ্যশ্মা যা শ্কাশ্াশ্যাশ্য 
LOO CTE ON OC UE HLCM SRE VL DCO LAC রিও 202১ ভাগ পরতে এ) প্রঃ 2 ও 


EX L225 12/732 


522881" Cer 


oie EES 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 
৫৫7 2222 ৩ . 65) র 


অধি তোমাদের গাফিল 

রা 
- 42 ৯৮৫ 22 পণ গর্ত Pa 7 2 
F605 23% 650১ 


তোমরা জানতে যদি কক্ষণই তোমরা জানবে RM 00 3 তোমরা জানবে 
না না শেন) 


22 পাঠ ৫54 4৫ ৪ পে 


রর 
© XE) uke 


50 Ez 2৮৩ 6 i bs 


তা অবশ্যই oe দোযখ অবশ্যই 


সূরা আত-তাকাসুর [মক্কায় অবতীর্ণ] মোট আয়াত £ ৮ মোট রুকু £১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে হত 

১. তোমাদিগকে বেশী বেশী ও অপরের তুলনায় অধিক সুখ ও সম্পদ লাভের চিন্তা চরম গাফলতির মধ্যে নিমজ্জিত [ঃ 
করে রেখেছে। ও 
২.....এমন কি (এই চিন্তায়ই) তোমরা কবরের মুখ পর্যন্ত গিয়ে উপস্থিত হও। 


|} ৩. কক্ষণ-ই নয় । অতি শীঘই ১ তোমরা জানতে পারবে। 


৪. আবার (শুন), কক্ষণ-ই নয়। খুব শীঘই তোমরা জানতে পারবে। টি 
৫. ডা 858527925245958558755 a 
প্র আচরণ কখনই করতে না) £ 
৬. তোমরা অবশ্যই দোযখ দেখবে । 
&] ৭. আবার (শুন), তোমরা সম্পূর্ণ নিশ্চয়তা সহকারে তাকে দেখতে পাবে। 

৮. পরে সেদিন তোমাদের নিকট এসব নি'আমত সম্পর্কে অবশ্যই জবাব চাওয়া হবে। 


১। এখানে “অতিশীঘেই' অর্থ পরকালও হতে পারে এবং মৃত্যুও হতে পারে, কেননা মৃত্যুর সাথে সাথে মানুষ এ কথা হ 
সম্পষ্টরূপে জানতে ও বুঝতে পারে যে-যে সব লিপ্ততা ও ব্যস্ততার মধ্যে সে নিজের সারাটি জীবন অতিবাহিত করেছে ত্ 
তা তার সৌভাগ্যের কারণ ছিল, না তার দুর্ভাগ্য ও অশুভ পরিণতির কারণ। a 


REF ERR RE EE RE Hn FRE a oa 


নামকরণ 
সূরার প্রথম শব্দ =| কেই এর নাম বানানো হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল : 
মুজাহিদ, কাতাদাহ ও মুকাতিল প্রমুখ এ সূরাটি মদীনায় নাযিল হয়েছে বলে মত প্রকাশ করেছেন। কিন্তু [টি 


৯] সর্বাধিক সংখ্যক তফসীরকার একে 'মন্ধী সূরা’ বলেছেন। এর বিষয়বস্তুও-সাক্ষ্য দেয় যে, সূরাটি মক্কী জীবনের | 


প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ হয়েছে। কেননা এ সময় খুব ছোট ও সংক্ষিপ্ত এবং মর্মস্পশী বাক্যে ইসলামের আদর্শ ও : 


শিক্ষা পেশ করা হতো । ফলে তা একবার শুনে নেয়ার পর স্থৃতিপটে মুদ্রিত হয়ে যেতো এবং ভুলে যেতে চাইলেও | 


তা কেউ ভুলতে পারতো না । তা স্বতক্ষৃর্তভাবে লোকদের মুখে লেগে থাকতো ও সহজেই পঠিত হতো । বর্তমান = 
শু] সূরাও ঠিক এ গুণ নিয়ে অবতীর্ণ । কাজেই এর মক্কী হওয়ার ব্যাপারে কোনই সন্দেহ থাকতে পারে না। হব 


বিষয়বস্তু ও মূল বক্তব্য 
এ ব্যাপক অর্থবোধক ও সংক্ষিপ্ত বাক্য সম্বলিত কালামের এক অপূর্ব দৃষ্টান্ত । এতে কয়েকটা ছোট ছোট শব্দে অর্থ [১ 
ও ভাবের এক মহাসমূদ্র লুকিয়ে রাখা হয়েছে। এর এই বৈশিষ্ট্য ভালোভাবে বর্ণনা করার জন্য একটা পূর্ণ গ্রন্থও |: 


] যথেষ্ট হবে না। বস্তুত মানুষের প্রকৃত কল্যাণ ও মঙ্গলের পথ কোনটি, কোনটি ধ্বংস ও চরম বিপর্যয়ের উন্মুক্ত | 
পথ-এ সূরায় তা স্পষ্ট ও অকাট্য ভাষায় বলে দেয়া হয়েছে। ইমাম শাফেঈ সত্যই বলেছেন, মানুষ যদি এ সূরাটি [ 
পি] সম্পর্কে গভীরভাবে চিন্তা-বিবেচনা করে ও পুরোপুরি বুঝে নিতে পারে, তাহলে তাদের হেদায়াতের জন্য এটাই শি 
ই] যথেষ্ট । সাহাবা-ই-কিরামের দৃষ্টিতে এ সূরাটির খুব বেশী গুরুত্‌ ছিল। হযরত আবদুল্লাহ ইবনে হিসন দারেমী আবু B: 
ই মাদীনা একটি বর্ণনায় বলেছেন, রসূলের (সঃ) কোন দু'জন সাহাবী যখন পরস্পরের সংগে মিলিত হতেন তখন চু: 
3] একজন. জপরজনকে সূরা আল-‘আসর' না শুনিয়ে তারা কখনো পরস্পর হতে বিচ্ছিন্ন হতেন না (তাবরানী)। fe 
পু সাহাবীদের ঈকট এ সূরার কি গুরুত্ব ছিল এ কথা হতে তা স্পষ্টভাবে বুঝতে পারা যায়। |: 


242 ৮ চলিত 
০০৫৮৬ ১১৯ (শপ) 


এক তার ক্ুকু মকী আসন সুরা 


Osi ৯৯৪) Do 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


৮ (5৪9০৪ 
উপদেশ দিয়েছে ও 
পরস্পরে 


১. কালের শপথ১ 

২. মানুষ মূলতঃই বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত রঃ 
৩. সে লোকদের ছাড়া, যারা ঈমান এনেছে ও নেক আমল করেছে এবং একজন অপরজনকে হক্‌ উপদেশ দিয়েছে [ 
ও ধৈর্যধারণের উৎসাহ দিয়াছে। | 


8৬7 


১। টকাল'-এর অর্থ অতীত কাল এবং চলমান বর্তমান কালও। 'কাল-এর শপথ'-এর অর্থ ইতিহাসও সাক্ষী এবং এখন যে চু 
সময় চলমান রয়েছে তাও সাক্ষ্য দান করছে যে, -যে কথা এর পর বর্ণনা করা হচ্ছে তা সত্য ও সঠিক। 


(od on oR onl Dem md 8 om Dl on Du on N 


৮০2০০2552০2: 


সমস্ত তফসীরকারই এ ব্যাপারে সম্পূর্ণ একমত. যে, এ সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে। উপরন্তু এর 


বিষয়বস্তু ও বাঁচনভংগী বিবেচনা করলে স্পষ্ট বুঝা যায় যে, এ সূরাটিও মন্ধীজীবনের প্রাথমিক পর্যায়ে অবতীর্ণ । 


তি 
3 
Fc 
Fx 
ন্‌ 
এড 
হজ 
নদ 
৪ 
নত 
ও 
3 
5 


a 


MG 


Cox 


&/ 


বিষয়বস্তু ও আলোচনা নর 

ইসলাম-পূর্বকাল জাহেলিয়াতের যামানায় আরব সমাজে অর্থপুজারী ধনী সম্প্রদায়ের মধ্যে কতকগুলো Fe 
মারাত্মক ধরনের নৈতিক ক্রটি ও দোষ বর্তমান ছিল।' এই সূরায় তারই বীভৎসতা ব্যক্ত করে তার প্রতিবাদ করা [৫ 
হয়েছে । আরবের প্রত্যেকটি লোকই জানতো যে, তাদের সমাজে এ দোষগুলো সত্যিই বর্তমান রয়েছে। এগুলোকে 
তারা সকলেই খারাপ মনে করতো । তাকে কেউই ভালো মনে করতো না। এ ঘৃণ্য স্বভাবের প্রতিবাদ করার পর এ | 
স্বভাবের লোকদের পরকালীন পরিণামের কথা বলিষ্ঠ ভাষায় বলে দেয়! হয়েছে। একদিকে এ ঘৃন্য স্বভাব এবং { 


অপরদিকে তাদের পরকালীন পরিণাম এ দুটো কথাই সূরায় এমন ভংগীতে বলা হয়েছে যে, এরূপ চরিত্রের এরূপ হ | া 


পরিণতি হওয়াকে শ্রোতা মাত্রের নিকট স্বতঃই খুবই স্বাভাবিক বলে মনে হবে! যেহেতু এরূপ স্বভাবের লোকদের | 
সাধারণত দুনিয়ায় কোন শান্তিই হয় না। বরং তারাই এখানে 'আংগুল ফুলে কলাগাছ' হয়ে ওঠে এবং ফুলে-ফলে | 
ও শাখা-প্রশাখায় ক্রমশ বলিষ্ঠ ও সমৃদ্ধই হয়ে থাকে । এ কারণে পরকাল অনুষ্ঠিত হওয়া অকাট্যভাবে অনিবার্য | 
হয়ে পড়ে। কেননা, তা না হলে এই লোকদের বিচার কোন দিনই হতে পারবে না। | 
সূরা আল যিল্যাল হতে বর্তমান সূরা পর্যন্ত চলে আসা ধারাবাহিকতার প্রেক্ষিতে এ সূরাটি সম্পর্কে বিবেচনা 


| করলে আর একটা কথা বিশেষভাবে স্পষ্ট হয়ে ওঠে মক্কার প্রাথমিক যুগে ইসলামের আকীদা-বিশ্বাস এবং তার 
নৈতিক আদর্শ ও শিক্ষা-দীক্ষাকে তখনকার অবস্থায় কিভাবে লোকদের মন-মগজে বসানো হতো, এ হতে তা 


পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। সূরা 'যিলযাল'-এ বলা হয়েছে, পরকালে মানুষের পূর্ণাঙ্গ আমলনামা মানুষের চু 


] সামনে পেশ করা হবে । দুনিয়ায় করা এক বিন্দু আমলও,তা নেক আমল হোক কি বদ আমল- তার নিকট উপস্থিত | 


হওয়া হতে বাদ পড়ে যাবে না।সূরাআল-আদিয়াত-এ তদানীস্তন আরবের সর্বত্র বিরাজিত ব্যাপক ও মারাত্মক & 
লুটতরাজ, মারামারি, রক্তপাত ও জোর-জবরদস্তির মোটামুটি বিবরণ দেয়া হয়েছে। ত।তে আল্লাহর দেয়া | 
শক্তি-সামর্থ এরূপ অন্যায় ও অবাঞ্থনীয় কাজে ব্যয় করাকে আল্লাহর প্রতি বড় অকৃতজ্ঞতা বলে অভিহিত করা P: 
হয়েছে । অতঃপর লোকদেরকে বলা হয়েছে যে, সমস্ত ব্যাপার এ দুনিয়ায়ই শেষ হয়ে যাবে না। মৃত্যুর পর ছু 


} পরবর্তী জীবনে তোমাদের কেবল বাহ্যিক কাজেরই নয়, তোমাদের নিয়ত ও মন-যানসিকতারও যাচাই-পরখ করা | 
{ হবে। সেখানে কোন্‌ লোক কি ধরনের ব্যবহার পাবার যোগ্য, তা তোমাদের আল্লাহ খুব ভালো করেই জানেন। | 


সূরা আল ্বারিয়াহ্‌*য় কিয়ামতের ভয়াবহ চিত্র পেশ করার পর লোকদেরকে সাবধান ক্ধরা হয়েছে। বলা হয়েছে, 
পরকালে তাদের নেক আমলের পাল্লা ভারী হলো, না হালকা হলো এরই ভিত্তিতে সেদিন তাদের সম্পর্কে চূড়ান্ত 


প্র ফয়সালা গ্রহণ করা হবে৷ সূরা আত-তাকাসুর-এ বস্তুবাদী মানসিকতা ও দৃষ্টিতংগীর তীব্র প্রতিবাদ করা হয়েছে। 
3] কেননা এরই দরুন মানুষ মৃত্যু মুহুর্ত পর্যন্ত দুনিয়ার স্বার্থ, স্বাদ-আম্বাদ, আয়েশ-আরাম ও মান-মর্যাদা বেশী বেশী 
3] অর্জন করার এবং প্রতিযোগিতায় অন্যদের তুলনায় বেশী দূর অগ্রসর হয়ে যাওয়ার চিন্তায় এ চেষ্টায় দিনরাত তন্ময় 
4 হয়ে থাকে । অতঃপর এই তন্ময়তার খারাপ পরিণতি সম্পর্কে সতর্ক করে লোকদেরকে বলা হয়েছে, এই দুনিয়া 
কোন লুঠতরাজের ক্ষেত্র নয়, তাতে যথেচ্ছাতাবে লুটতরাজ চালিয়ে যাওয়ার কোন অধিকার তোমাদের নেই । এখন 
তোমাদেরকে যে যে নি'আমত দেয়া হয়েছে। তার এক একটি সম্পর্কে তোমাদের আল্লাহর নিকট জবাবদিহি 
করতে হবে । তা তোমরা কিভাবে ও কোন্‌ পথে উপার্জন করেছ এবং কিভাবে ব্যয় ও ব্যবহার করেছ, সে বিষয়ে 
তোমাদেরকে পুংখানুপুংখ হিসাব দিতে হবে । সুরা আল আসর-এ অকাট্যভাবে বলে. দেয়া হয়েছে যে, ঈমান ও 
নেক আমল না হলে এবং সমাজের লোকেরা পরস্পরকে হকের নসীহত ও ধৈর্যের উপদেশ দেয়ার কাজ সাধারণ 
পর্যায়ে না করলে এক এক ব্যক্তি, এক একটি সমাজ, এক একটি জাতি-সমগ্র মানব জাতি কঠিন ক্ষতি ও ধ্বংসের 
সম্মুখীন হতে বাধ্য । এভাবে সূরা 'হুমাযাহ্‌* তে সে সময়ে জাহেলী সমাজের প্রাধান্য ও নেতৃত্বের নমুনা 
পেশ করে প্রকারান্তরে লোকদের নিকট এ প্রশ্ন তুলে ধরা হয়েছে যে, এ ধরনের স্বভাব-চরিত্রের পরিণামে ধ্বংস ও 
ক্ষতি হবে না কেন? 


25 শপ প৮ 7) 2৫ 22 
2৫8:515522 (et 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 


ৃ 1 পর্পর্ত 3.4 তি RA SAAS 
০৪১৩৬ Ve শি Gh 0 
তাগণনা এবং মাল জমা 
করে রেখেছে করেছে 


(ED ৮১০ 9৩ + ৫ প ৫25৫ ৫৫ হ রপ্ত LAr 

5০22) 3 oo S$ 86৩৩৫ HL 

এবং বকিচূর্ণকারী মধ্যে সে নিক্ষিপ্ত কক্ষণ তাকে চিরস্থায়ী তার মাল যে সে মনে করে 
স্থানের্‌ ' হবে অবশ্যই না . করবে 


‘ » PASI? Ai 12d Tf 
4h HORE 04৮5 EC 
আল্লাহর আগুন." কিচূর্ণকারী কি তুমি জান কি 

স্থান 
পে 
৮৩৩০০ ৮৪ 


রে 
অবরুদ্ধকরে তাদের উপর নিশ্চয়ই অন্তরসমৃহের উপর 
দেয়া হবে তা 


সূরা আল-হুমাযাহ্‌ [মক্কায় অবতীর্ণ] মোট আয়াত £ ৯, মোট রুকু £ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে ' 
১. নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য, যে (সামনা-সামনি) লোকদের উপর গালাগাল এবং (পিছনে) দোষ 
প্রচারে অভ্যন্ত। 
২. যে লোক ধন-মাল সঞ্চয় করেছে এবং তাহা গুনে গুনে রেখেছে, 
৩. সে মনে করে যে, আর ধন-মাল চিরকাল তার নিকট থাকবে১। 
৪. কক্ষণ-ই নয়। সে ব্যক্তি তো চূর্ণ-বিচূর্ণকারী স্থানে নিক্ষিপ্ত হবে। 
৫. আর তুমি কি জান সেই চূর্ণ-বিচূর্ণকারী স্থানটা কি? 
৬-৭, আল্লাহর আগুন, প্রচন্ডভাবে উত্তপ্ত-উৎক্ষিপ্ত যা অন্তর পর্যন্ত পৌছবে। 
৮. নিশ্চয়ই তা তাদের উপর ঢেকে বন্ধ করে দেয়া হবে। 
৯. (এমতাবস্থায় যে, তারা) উচু-উচু স্তঙে (পরিবেষ্টিত হবে ২)। 


= ন্ট ৯৯৯১৯০৯7০০০ 
১। দ্বিতীয় অর্থ এও হতে পারে যে- সে যনে করে তার ধন-সম্পদ তাকে চিরঞ্জীব করে রাখবে, সে কখনও এ চিন্তাও করেনি যে- এমন এক সময় আসবে যন এসব কিছু ত্যাগ 


করে তকে দুনিয়া থেকে শূন্য হাতে বিদায় নিতে হবে। | 
২। “ফী আমাদিম মুমাদাদাহ'-এও কয়েকটি অর্থ হতে পারে £ ১. জাহান্নামের সবার বন্ধ করে দিয়ে তার উপর উচু উঁচু ্ত প্রোথিত করে দেয়া হবে, ২. 
অপরাধীগণকে উঁচু উচু স্তচের সংগে আবদ্ধ করা হবে, ৩. জাহান্নামের আগুনের শিখা-দীর্ঘ সু স্তর রুপে উর্ধে উধিত হকে। 


প্রসার রিযিক পি রি DOGO OEE 


হজ ছে হে ন্জে হজে + চারা ডা ৮৬৮৮ ৪৮৬া ভছারাা হাাান্তা রক্ত $ছ ডঃ ৪ 
শর) প্র ভা ও তা কা ভাত ও তি ও ঠা এ তর) ১6714) ৩ Ox Det Dd fac tC Dac Da tC ORC Cu Dac tar Cac Od fa Dac tad fa Pad oa Dac Cu হা, 


b bt A bo 


‘AEE LAR M‘E EOE 
OHH 5 এও এ) বি) হাঃ 
নে 


অনি 


সূরার প্রথম আয়াতের না দি বাক্যাংশের lI শব্দটিকে গোটা সূরার নাম হিসেবে গ্রহণ (িঃ 
করা হয়েছে। 


নাধিল হওয়ার সময়-কাল 
এই সূরাটির মক্কী হওয়ার ব্যাপারটি সর্বসম্মত। এর এঁতিহাসিক পটভূমির প্রতি দৃষ্টি দিলে মনে হয়, এই | 
79885 


এতিহাসিক পটভূমি 

রা 
তার প্রতিশোধ স্বরূপ হাব্শার (আবিসিনিয়ার) খৃস্টান সরকার ইয়েমেনের ওপর আক্রমণ চালিয়ে হেমইয়ারী 
সরকারের পতন ঘটিয়েছিল। এভাবে ৫২৫ খৃষ্টাব্দেই এ সমর অঞ্চলের উপর হাবৃশীদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। | 
এ সমস্ত কার্যকলাপ মূলত কনস্টান্টিনোপলের রোমান সরকার ও হাবশী সরকারের পারস্পরিক সহযোগিতায় সম্পন্ন | 
হয়েছিল। কেননা, সেকালে হাবশীদের নিকট কোন উল্লেখযোগ্য নৌ-শক্তি বর্তমান ছিল না। রোমানরা এ নৌ [২ 
বাহিনী গঠন করে এবং হাবশা তারই সাহায্যে নিজের ৭০ হাজার সৈন্য ইরেমেনেরউপকূলে নামিয়ে দিতে সক্ষম 
হয়। পরবর্তী সব ব্যাপার বুঝার জন্য শুরুতেই জেনে নেয়া আবশ্যক যে, এসব কিছু শুধু মাত্র ধর্মীয় |: 
আবেগ-উচ্ছাসের কারণেই করা হয়নি, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণও এর পিছনে প্রবলভাবে কাজ করছিল । 


বরং তাই বোধ হয় এর আসল কার্যকরণ। আর খৃস্টান নির্যাতিতদের রক্তের প্রতিশোধ গ্রহণ ছিল একটা বাহানা | 


মাত্র । এর অধিক কিছুই নয় ৷ রোমান সাম্রাজ্য যে সময় হতে মিসর ও সিরিয়া অধিকার করেছিল, সে সময় হতেই | 
তারা এ জন্য প্রস্তুতি চালিয়ে এসেছিল। পূর্ব আফ্রিকা, ভারতবর্ষ, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ ও রোমান অধিকৃত | 
অঞ্চলের মধ্যে চলিত ব্যবসায়ের ওপর শত শত বছর ধরে আরবদের কর্তৃত্ব চলে আসছিল । আরবদের (১ 
অধিকার হতে তা মুক্ত করে নিজেদের দখলে নিয়ে আসাই ছিল তার আসল লক্ষ্য । কেননা, এ ব্যবসায়ে যে বিপুল চু 
মুনাফা অর্জিত হয়, আরব ব্যবসায়ীদের মধ্যস্থতা শেষ হয়ে গেলে তা সম্পূর্ণ তাদেরই করায়ত্ত হতে পারে এ | 
উদ্দেশ্যে বৃষ্টপূর্ব ২৪ বা ২৫ সনে কাইজার আগস্টস রোমান জেনারেল ইলিয়স গালুসের (Aelius Gallus) [টি 
নেতৃত্বে একটা বিরাট বাহিনী আরবের পশ্চিম উপকূলে নামিয়ে দিয়েছিল । দক্ষিণ আরব হতে সিরিয়া পর্যন্ত [* 
অবস্থিত সমুদ্র পথ দখল করাই ছিল মূল লক্ষ্য । কিন্তু আরবের কঠিন রুক্ষ ভৌগোলিক অবস্থা এ অভিযানকে ব্যর্থ [ 


| করে দেয়। তখন কেবলমাত্র স্থলপথই তাদের জন্য উন্মুক্ত থেকে যায় । আর এ স্থল পথকেও দখল করার উদ্দেশ্যে 


তারা হাবশার খৃষ্টান সরকারের সংগে যোগসাজশ করে এবং নৌবাহিনী ছারা তার সাহায্য করে তার দ্বারা ইয়েমেন [১ 
অধিকার করায় । ইয়েমেনের ওপর যে হাবশী সৈন্যরা আক্রমণ চালিয়েছিল তাদের সম্পর্কে আরব এতিহাসিকরা রঃ 
বিভিন্ন বিবরণ পেশ করেছেন। এঁতিহাসিক হাফেয ইবনে কাসীর লিখেছেন, এ বাহিনী দু'জন সেনাধ্যক্ষের অধীন }: 
ছিল। একজনের নাম ছিল আরইয়াত, আর দ্বিতীয় জনের নাম আবরাহা। মুহাম্মদ ইব্‌নে ইসহাক বর্গনা - রেছেন, | 
বাহিনীর মূল সেনাধ্যক্ষ ছিল আরইয়াত । আর আবরাহা ছিল সে বাহিনীর মধ্যে শামিল একজন যোদ্ধা । অবশ্য এ Fp 
দু'জন এতিহাসিকই একমত হয়ে লিখেছেন যে, পরে আবরাহা ও “আরইয়াত'-এর মধ্যে পারস্পরিক যুদ্ধ বেধে 
যায়। শেন্নে রইয়াত নিহত হয় এবং আবরাহা গোটা দেশ দখল করে বসে! পরে সে নিজেকে ইয়েমনে হাবশা | 
স্রাটের প্রতিনিধিক্ূপে মেনে নবার জন্য হাবশা স্ম্রাটকে রাজী করে নেয়। রি 


দু পল 9] 
হাবশীরা প্রতিরোধকারী ইয়েমেন সরদারদের সকলকে এক একজন করে হত্যা করতে শুরু করলো, তখন তাদের | 


মধ্য হতে আস্‌ সুমায়ফে আশওআ নামক একজন সরদার (গ্রীক এঁতিহাসিকগণ তার নাম লিখেছে [৪ 


EsymPhacus) হারশীদের আনুগত্য স্বীকার করে ও জিযিয়া দেয়ার চুক্তি করে হাবশা সম্রাটের নিকট হতে | 
ইয়েমেনের 


গবর্নর পদের নিয়োগপত্র লাভ করে বসলো। কিন্তু হাবশী সেনারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলো 2 
এবং আবরাহাকে তার স্থানে গবর্নর বানিয়ে দিল । এ ব্যক্তি ছিল হাবশার সামুদ্রিক বন্দর আদুলিস-এর এক গ্রীক ৮ 
ব্যবসায়ীর ক্রীতদাস । সে তার নিজেরে যোগ্যতা বলে ইয়েমেনদখলকারী হাবশী সৈন্যদের ওপর বিশেষ প্রভাব ও [ও 


] প্রতিপত্তি লাভ করতে সক্ষম হয়। হাবশা সম্রাট তাকে দমন করার উদ্দেশ্যে যে সৈন্যবাহিনী পাঠায়, হয় তারা তার 


] সাথে মিলিত হয়, নতুবা সে তাদেরকে পরাজিত করে । হাবশা সম্রাটের মৃত্যুর পর তার উত্তরাধিকারী আবরাহাকে ¢ 


ইয়েমেন নিজের প্রতিনিধি শাসকরূপে মেনে নেয়। গ্রীক এঁতিহাসিকগণ এ প্রতিনিধি শাসকের নাম লিখেছেন | 
Abrahmes, আর সুরয়ামী এতিহাসিকগণ লিখেছেন Aচraha৷। আর আবরাহা সম্ভত এরই হাবশী উচ্চারণ । চু: 
কেননা আরবী ভাষায় এ নামের উচ্চারণ হলো ‘ইররাহীম’ ৷ চি 
এ ব্যক্তি ক্রমশ ইয়েমেনেরুস্বাধীন বাদশাহ হয়ে, বসে । হাবশী সম্রাটের প্রাধান্য সে স্বীকার করতো নামেমাত্র। | 
নিজেকে সে ‘সম্রাট প্রতিনিধি' বলেই পরিচিত করতো! সে যথেষ্ট প্রভাব ও প্রতিপত্তি অর্জন করেছিল। একটা | 
ঘটনা হতেই সে বিষয়ে ধারণা করা চলে। ৫৪৩ খৃষ্টাব্দে সে মায়ারিব্‌ প্রাচীরের মেরামতের কাজ শেষ করার পর ঢু 
এক বিরাট উৎসব উদযাপন করলো ! রোমের কাইজার, ইরান সম্রাট, হীরা-সত্রাট ও গাস্সান সম্রাটের চট 
প্রতিনিধিবৃন্দ এ উৎসবে যোগদান করে । সদ্দে-মায়ারিবে তার লাগানো শিলালিপিতে এর বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ (১ 
রয়েছে। আজ পর্যন্ত তা বর্তমান ও অক্ষুণ্ন হয়ে আছে। GLASER এটা উদ্ধৃত করেছেন। a 


ইয়েমেনে নিজের ক্ষমতা পুরোপুরি প্রতিষ্ঠিত করে নেবার পর আব্রাহা একটা বিশেষ উদ্দেশ্যে কাজ করতে পর 
শুরু করলো ৷ এ অভিযানের গোড়া হতেই রোমান সাম্রাজ্য এবং তার মিত্র হাবশী খৃষ্টানদের সামনে সেই উদ্দেশ্যই 
বর্তমান ছিল। আর তা হলো একদিকে আরব দেশে বৃস্টান ধর্ম প্রচার করা, আর অন্য দিকে প্রাচ্য দেশসমূহ ও 


রোমান অধিকৃত অঞ্চলের মাঝে আরবদের দ্বারা পরিচালিত ব্যবসায় করায়ত্ত করা । বিশেষত ইয়ানের সাসানীয় 
সাম্রাজ্যের সঙ্গে রোমানদের ক্ষমতার দ্বন্দের ফলে রোমানদের ব্যবসা-বাণিজ্যের অন্যান্য সব পথ বন্ধ হয়ে যাওয়ার | 
কারণে উক্ত উদ্দেশ্য লাভ তরাবিত করার বিশেষ প্রয়োজন দেখা দেয়। Es 

এ উদ্দেশ্যে আবরাহা ইয়েমনের রাজধানী সানায় একটা গীর্জা নির্মাণ করলো (আরব এঁতিহাসিকগণ তার নাম 


] লিখেছেন 'আল-কাশীস' কিংবা আল-কুলাইস অথবা 'আল-কুল্লাইস' ৷ এ শব্দটি গ্রীক শব্দ EKKLESIA'র F 


DC od Pt Tal oo On SB TH Tl Cd ou) 


আরবীকরণ)। এঁতিহাসিক মুহাশ্মর্দ ইব্‌নে ইসহাক বর্ণনা করেছেন, এই কাজটি সুসম্পন্ন করার পর সে হাবশা as | 


সম্রাটকে লিখলো যে, আমি আরবদের হজ্জ অনুষ্ঠান কা'বা হতে এ গীর্জায় স্থানান্তরিত না করে ছাড়বো না । 
এতিহাসিক ইব্নে কাসীর লিখেছেন, ইয়েমেন সে তার এ ইচ্ছার কথা প্রকাশ্যভাবে ঘোষণা করেছিল এবং চারদিকে 
এ কথা ঘোষণা করায়) আমাদের মতে তার এ কাজের উদ্দেশ্য ছিল আরবদের রাগান্বিত করে তোলা । কেননা তারা 
রাগান্বিত হয়ে যদি কোন পদক্ষেপ গ্রহণ করে, তাহলে তাকে একটা উপলক্ষ্য বানিয়ে সে মক্কার উপর আক্রমণ 
চালাবার. ও কা'ব! শরীফ বিধ্বস্ত করার সুযোগ পাবে। মুহাম্মদ ইবৃনে ইস্হাক এও লিখেছেন যে, আবরাহার [টি 


‘উক্তরূপ ঘোষণায় ক্রুদ্ধ হয়ে জনৈক আরব কোন না কোনরূপে গীর্জা প্রবেশ করে সেখানে মলমৃত্র ত্যাগ Ff 


করেছিল। ইব্‌নে কাসীরেঁর বর্ণনা মতে, জনৈক কুরাইশ এ কাজ করেছিল । আর মুকাতিল ইবনে সুলাইমান বর্ণনা 3 


রুরেছেন, কুরাইশের কতিপয় যুবক মিলিত হয়ে এ গীর্জায় আগুন ধরিয়ে দেয়। এ ধরনের ঘটনা যদি আদৌ ঘটে [টি 


থাকে, তাহলে বুঝতে হবে, তা যেমন অস্বাভাবিক ও অকারণ কিছু নয়, তেমনি নয় বিস্ময়কর কিছু । কেননা, 
আবরাহার উ্ত ঘোষণাই ছিল উত্তেজন সৃষ্টিকারী ফলে প্রাচীন জাহেলিয়াতের-যুগে কোন আরব কিংবা কুরাইশ 


| *ইয়েমেনেরওপর রাজনৈতিক কর্তৃত্ব লাভ করার পর খৃষ্টানরা কা'বার প্রতিকূলে অপর এক কা'বা নির্মাণের জন্যে ক্রযাগতভাবে চেষ্টা চালিয়েছিল । : 


3 আয়বেই তার কেন্দ্রীয় মর্যাদা কায়েম করতে চেয়েছিল । এ কারণে সাজযানেও একটা কা'বা বানিয়েছিল । 


পূরা আল ফীল S১৭ পারা ৩০ 
LN LS ee অ ত Ee অ {| 


ব্যক্তি অথবা কতিপয় যুবকের উত্তেজিত হয়ে গীর্জাকে অপবিত্র করে দেয়া কিংবা তাতে আগুণ ধরিয়ে দেয়া কোন { 
৯] দুর্বোধ্য ব্যাপার নয় । অবশ্য এ ক্ষেত্রে আরো একটি সম্ভাবনা রয়েছে । আবরাহা নিজেই হয়তো নিজের কোন লোক 
৪] দ্বারা এরূপ কাজ করিয়েছিল । কেননা, একে ছুতা বানিয়ে সে সহজেই মক্কার ওপর আক্রমণ চালাতে পারতো এবং 
ভু] কুরাইশকে ধ্বংস করে ও সমর আরবকে ভীত-সন্তস্ত করে দিয়ে নিজের দুটো উদ্দেশ্যই সে একসংগে লাভ করতে 
{ পারতে! । সে যাই হোক, কা'বা ভক্তরা তার নির্মিত গীর্জার অপমান করেছে বলে আবরাহা যখন রিপোর্ট পেল, 
পর তথন সে কা'বা বিধ্বস্ত না করা পর্যন্ত একবিন্দু স্থির হয়ে বসবে না বলে শপথ বা কসম করে বসলো । 
ন্‌ অতপর আবরাহা ৫৭০ বা ৫৭১ খৃষ্টাব্দে ৬০ হাজার সৈন্য ও ১৩টি হাতি (কোন কোন বর্ণনা মতে ৯টি হাতি) 
] নিয়ে মক্কার দিকে যাত্রা করলো । পথে প্রথমে ইয়েমেনের যুনফর নামক জনৈক সরদার আরবদের একটা বাহিনী 
নিয়ে তার পথ রোধ করে দাড়ায় । কিন্তু সে পরাজয় বরণ করে ও ধৃত হয়। তারপর খাশআম অঞ্চলে নুফাইল | 
ইবনে হাবীব খাশআমী নামক জনৈক আরব গোত্রপতি নিজের গোত্রের লোকজন নিয়ে আবরাহা বাহিনীর মুকাবিলা [ 
্ _করে। কিন্তু সেও পরাজিত হয় এবং গ্রেফতার হয়। সে তার প্রাণ বাচাবার জন্য আবরাহার পথ প্রদর্শকের কাজ হর 
5৪] গ্রহণ করে। তায়েফের নিকটে পৌছলে বনু সকীফ এত বড় শক্তির সঙ্গে মুকাবিলা করতে পারবে না মনে করে 
] পিছনে হটে পেল । আবরাহা যাতে এদের মাবুদ “লাত'-এর মন্দির ধ্বংস করে না দেয় তাদের মনে এ'ভয় | 
] জাগলো। এ কারণে তাদের মাসউদ নামক জনৈক সরদার একটা প্রতিনিধি দল নিয়ে আবরাহার সঙ্গে সাক্ষাৎ | 
এ! করলো! বললো, আপনি যে উপাসনা কেন্দ্র ধ্বংস করার উদ্দেশ্যে এসেছেন, তা আমাদের উপাসনালয় নয়। 
ঘর আপনার লক্ষ্যস্থল তো মক্কায় অবস্থিত । কাজেই আপনি আমাদের উপাসনালয়ের ওপর আক্রমণ করবেন না। 
আমরা আপনাকে মক্কার পথ দেখাবার জন্য লোক সংগ্রহ করে দিচ্ছি। আবরাহা এ প্রস্তাব গ্রহণ করে । বনু সকীফ 
আবু রিগাল নামক এক ব্যক্তিকে আবরাহার সংগে পাঠিয়েছিল । মক্কায় পৌছতে যখন ত্রিশ ক্রোশ পথ বাকি ছিল, 
তখন আল-সমুগাম্মাস (অথবা আল মুগাম্মিস) নামক স্থানে আবু রিগাল মরে গেল । আবরাহাকে পথ প্রদর্শন করা 
ছিল তার একটা জাতীয় অপরাধ ৷ তাই আরব জাতির জনগণ দীর্ঘদিন পর্যন্ত তার কবরের উপর প্রস্তর নিক্ষেপ 
করতে থাকে। বনু সকীফের লোকেরা যে নিজেদের মাবুদ 'লাতের' মন্দির রক্ষার উদ্দেশ্যে আল্লাহর ঘরের উপর 
আক্রমণকারীদের সঙ্গে সহযোগিতা করেছিল, সে জন্যও আরববাসীরা বহুদিন পর্যন্ত তাদের ওপর অভিসম্পাত 
বর্ষণ করতে থাকে৷ po” 
ই মুহাম্মদ ইবৃনে ইসহাক লিখেছেন, আল-সুগাম্মাম নামক স্থান হতে আবরাহা তার অগ্রবর্তী বাহিনীকে আগে | 
9] পাঠিয়ে দিল। এরা তোহামা অধিবাসী ও কুরাইশদের অনেক পালিত পশু লুট করে নিয়ে গেল। নবী করীমের (সঃ) 
পি দাদা আবদুল মুত্তালিবেরও দু'শ উট তারা নিয়ে যায়। আবরাহা একজন দূতের মাধ্যমে মক্কার লোকদের নিকট 
দি পয়গাম পাঠাল- আমি তোমাদের সাথে লড়াই করতে আসিনি । কা'বা ঘর বিধ্বস্ত করাই আমার একমাত্র উদ্দেশ্য ৷ 
} তোমরা যদি লড়াই করতে সম্মুখে এগিয়ে না আস, তাহলে তোমাদের জান-মাল সম্পূর্ণ নিরাপত্তা পাবে । মক্কার 
সরদাররা তার সঙ্গে কথা. বলতে চাইলে তারা আবরাহার সঙ্গে দেখা করতে পারে, এ কথাও দূতের মাধ্যমে 
ত্র জানিয়ে দেয়া হলো । এ সময় মন্কার প্রধান সরদার ছিলেন আবদুল মুত্তালিব । দূত তার সঙ্গে সাক্ষাৎ করে এ 
৪] পয়গাম পৌছালে তিনি বললেন, আবরাহার সঙ্গে লড়াই করার কোন শক্তি আমাদের নেই। কা'বা তো আল্লাহর 
শু ঘর, তিনি চাইলে তিনিই তীর ঘর রক্ষা করবেন। দূত বললো, আপনি আমার সংগে চলুন আবরাহার সাথে দেখা 
| করবেন। তিনি এতে রাযি হলেন ও দেখা করতে গেলেন। ‘আবদুল মুত্তালিব অতিশয় সুশ্রী, বলিষ্ঠ «ও বাক্তিতৃসম্পন্ন 
পু লোক ছিলেন ৷ আবরাহা তাকে দেখে খুবই প্রভাবিত হলো। সে নিজের আসন হতে উঠে এসে তার পাশে বসলো। [ 
প্র জিজ্ঞাসা করলো, আপনি কি উদ্দেশ্যে এসেছেন? তিনি বললেন, আমার যেসব উট লুট করে আনা হয়েছে তা 
শন ফেরত দিন। আবরাহা বললো, আপনাকে দেখে আমি খুবই মুগ্ধ হয়েছিলাম । কিন্তু আপনার এ কথায় আমার | 
গু] দৃষ্টিতে আপনার কোন মর্যাদা থাকলো না। কেননা, আপনি নিজের উটগুলো ফেরত নিতে চাইলেন, কিন্তু 
টী আপনারও আপনার পিতৃধর্মের কেন্রুহুল কা'বা ঘর রক্ষার ব্যাপারে আপনি কোন কথাই বললেন না। তিনি বললেন 
র্‌ আমি তো কেবল আমার উটগুলোর মালিক, আর সেগুলো সম্পর্বেই আপনার নিকট দরখা্ত করতে এসেছি। 


মোক্তার 5 
৯] আমার আঘাত হতে এ ঘরকে রক্ষা করতে পারবে না । আবদুল মুত্তালিব বললেনঃ এ ব্যাপারের সাথে আমার কোন চু 
সম্পর্ক নেই। আপনিও জানেন আর তিনিও (এই সবরের মালিক) । এ কথা বলে তিনি আবরাহার নিকট হতে চলে রর 
শট এলেন। পরে সে তার উটগুলো ফেরত পাঠিয়ে দিল। 


১] ইবনে আব্বাসের বর্ণনা ভিন্ন কথা বলে- এ বর্ণনার উটের দাবি করার কোন উল্লেখ নেই । “আবদ ইব্‌নে ছু 
নু হুমাইদ ইবনুল মুনযির, ইব্নে মারদুইয়া, হাকেম, আবু-নাধ ও বায়হাকী তার সূত্রে যেসব বর্ণনা উদ্ধৃত করেছেন, | 
এ] তাতে তিনি বলেন, আবরাহা যখন আস-সিফাহ নামক স্থানে উপস্থিত হন (আরাফা ও তায়েফের মাঝখানে 
৯] পর্বতমালার মাঝে ও হারামের সীমার মধ্যে এ স্থানটি অবস্থিত), তখন আবদুল মুত্তালিব নিজে তার কাছে গেলেন | 

] এবং বললেন, আপনার নিজের এ পর্যন্ত আসার কি প্রয়োজন ছিল? আপনার কোন জিনিসের আবশ্যক হয়ে থাকলে | 


আমাদেরকে বলে পাঠাতেন, আমরা নিজেরাই সে জিনিস নিয়ে হাজির হতাম । সে বললো. আমি শুনেছি এটা শান্তি 
ও নিরাপত্তার ঘর । আমি এয এ শান্তি ও নিরাপত্তা খতম করে দেয়ার জন্য এসেছি । ‘আবদুল মুত্তালিব বললেন, এ | 


বু আল্লাহর ঘর ৷ আজ পর্যন্ত এর ওপর তিনি কাকেও চড়াও হতে দেননি' । আবরাহা উত্তরে বললোঃ “আমরা একে 
বিধ্বস্ত না করে ফিরে যাবো লা।' “আবদুল মুত্তালিব বললেন, ‘আপনি যা কিছু চান আমাদের নিকট হতে নিয়ে [৪ 
প্রত্যাবর্তন করুন । কিন্তু আবরাহা সে কথা মানতে অস্বীকার করলো ও “আবদুল মুস্তালিবকে পিছনে রেখে এগিয়ে | 
] যাওয়ার জন্য সংগের সৈন্যবাহিনীকে নির্দেশ দিল। 
ৃ্‌ উতয় বর্ণনার এ পার্থক্য যদি আমরা যথাযথভাবে মেনে দিই এবং কোনটিকে কোনটির ওপর অগ্রাধিকার না [৪ 
[| দিই, তা হলে প্রকৃত অবস্থা যাই হয়ে থাকুক না কেন, একটা কথা স্পষ্ট হয়ে উঠে তা এই যে, মক্কা ও তার | 
আশে-পাশের গোত্রসমূহের আবরাহার এত বড় সৈন্যবাহিনীর সাথে লড়াই করে কাবা শরীফ রক্ষা করা বিন্দুমাত্র [ 
সম্ভব ছিল না। কাজেই কুরাইশরা যে বিন্দুমাত্র প্রতিরোধ করতেও চেষ্টা করেনি তা সুস্পষ্ট । কুরাইশরা আহযাব | 

যুদ্ধকালে মুশরিক ও ইহুদী গোত্রসমূহ মিলিয়ে সর্বমোট মাত্র ১০-১২ হাজার লোকের একটি বাহিনী সংখহ করতে | 


দিত EE a 


5) মুহাম্মদ ইবৃনে হসহাকের বর্ণনায় উদ্ধৃত হয়েছে, আবদুল মুত্তালিব আবরাহার সেনানিবাস হতে ফিবে এসে | 
কুরাইশদেরকে সাধারণ হত্যাকান্ড হতে বাচবার জন্য বংশ-পরিবার নিয়ে পর্বতমালায় আশ্রয় গ্রহণ করতে & 
বললেন । পরে তিনি কুরাইশদের আরো কতিপয় সরদারকে সংগে নিয়ে হারাম শরীফে উপস্থিত হন এবং কা'বার & 


দরজার কড়া ধরে আল্লাহর নিকট দো'আ করলেন, তিনি যেন তার খর ও তীর সেবকদের রক্ষা করেন। এই সময় E 


কাবার মধ্যে ৩৬০টি মূর্তি বিদ্যমান ছিল। কিন্তু এ কঠিন সময়ে তাদের কথা তাদের স্মরণে আসেনি। তারা কেবল চু 


আল্লাহর দরবারেই সাহাযোর জন্য ভিক্ষার হাত প্রসারিত করে দিলেন। ইতিহাসের গ্রস্থাবলীতে তাদের এ [৯ 
সময়কার দো'আসমূহ উদ্ধৃত হয়েছে। এ দো'আয় একমাত্র আল্লাহ ছাড়া আর ক্যরো নাম পর্যস্ত উল্লেখ নেই । ইব্নে ট 


2 হিশাম তার “সীরাত” গ্রন্থে আবদুল মুত্তালিবের নিন্মোদ্ধৃত কবিতাসমূহের উল্লেখ করেছেন ঃ 
Ww ১ 6:০৩ 4৮১০ LS ০1 a 

৬ নি ১4০ 2 4০ 

300 ০০৩ এরও পি 


‘হে খোদা বান্দাহ নিজের ঘরের সংরক্ষণ করে 
১৮541 


তা 


০৫০4৮০০৮৮৮৯ 


সুহাইলী রওযুল উনুফ গ্রন্থে এ পর্যায়ে নিমোক্ত কবিতাংশও উদ্ধৃত করেছেনঃ . 
GUL 1 wales পু এ। ০৩ ৩০০? ৃ 
ক্রুশধারী ও তার পৃজারীদের সুকাবিলায় আজ তোমার আপন পক্ষের লোকদেরকে সাহায্য কর, হে আল্লাহ [টি 
ইব্‌নে জরীর আবদুল মুত্তালিবের দো'আ প্রসংগে পড়া নিম্নোক্ত কবিতা ছত্র দুটোরও উল্লেখ করেছেন £ 
৩০৮75 05526 60০7%৯0৭ 555 
পি ‘ 8 A নে ক টা টি কি nae ff dl 
SUG oil pail ILE ০০ cont has 6 
নহে আমার রব” এ লোকদের মোকাবিলায় আমি তোমাকে ছাড়া আর কারো নিকট কোন আশা রাখি না। 
হে আমার রব তাদের হতে তুমি তোমার হেরেমের হেফাযত কর । 


এ ঘরের শত্রু তোমারও শক্র । তোমার জনবসতি ধ্বংস করা হতে এদেরকে বিরত রাখ ।” : 
আল্লাহর নিকট এসব দো'আ করার পর আবদুল মুত্তালিব ও তাঁর সঙ্গী-সাথীরা পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ | 


3] করলেন। পরের দিন আবরাহা মক্কায় প্রবেশ করার জন্য অগ্রসর হলো। কিন্তু নিজের হাতি যা সকলের অগ্রভাগে 


চলছিল-সহসা বসে পড়লো । হাতিটিকে খুব থাপড়ানে' হলো, চারুক দিয়ে মারা হলো এবং মারতে মারতে তাকে 


ঘি আহত করা হলো, কিন্তু তবুও তা একবিন্দু নড়লো না । তাকে দক্ষিণ, উত্তর ও পূর্ব দিকে ঘুরিয়া চালাতে চেষ্টা 


০১০১০৮৮০০০১ 


EE Cn On Oa mom. mom On) ৫ শো a” | হা রাজা আর) 


করলে তা দৌড়াতে শুরু করতো । কিন্তু মক্কার দিকে ফিরিয়ে চালাতে চেষ্টা করা হলে সংগে সংগে বসে পড়তো । 
তখন কোনক্রমেই সামনের দিকে চলতে প্রস্তুত হতো না। এ মুহূর্তে ঝাকে ঝাকে পাখী পাখায় ও ঠোটে পাথর [টি 
টুকরো নিয়ে উড়ে এলো এবং কা'বা আক্রমণকারী এই সৈন্য বাহিনীর উপর পাথরকুচির বৃষ্টি বর্ষণ করতে | 
লাগলো । যার ওপর এ পাথর কুচি পড়তো, তার দেহ তখনি বিগলিত হতে শুরু হতো । মুহাম্মদ ইবৃনে ইফ্হাক ও | 


| ইক্রামের বর্ণনা হলো- পাথরকুচির স্পর্শ লাগলেই দেহে বসন্ত শুরু হয়ে যেতো। আরব দেশসমূহে এ রোগের ট 


প্রাদুর্ভাব এ বৎসরই সর্বপ্রথম দেখা দেয় । ইবৃনে আব্বাসের বর্ণনা হলো যারই ওপর পাথরকুচি পড়তো, সংগে 
সংগে তার দেহে ভয়ানক রকমের চুলকানি শুরু হয়ে যেত। এ চুলকানীর ফলেই চামড়া ফেটে যেত ও মাংস খসে 
ঝড়ে পড়তে শুরু করতো । ইবনে আব্বাসের অপর বর্ণনা মতে- দেহের মাংস ও রক্ত পানির মত ঝরতে শুরু 
করতো এবং হাড় বের হয়ে আসতো । স্বয়ং আব্রাহারও এ অবস্থা দেখা দিল। তার শরীর ছিন্র-ভিন্ন হয়ে পড়ে 
যেতে লাগলো । আর যেখানেই একটা একটা খন্ড পড়তো সেখান হতেই পুঁজ ও রক্ত প্রবাহিত হতে লাগলো । | 
এরূপ অবস্থা দেখে নিরুপায় ও পাগলপারা হয়ে তারা ইয়েমেনের দিকে পালাতে লাগলো । খাশ্‌আম অঞ্চল হতে | 


নুফাইল ইব্‌নে হাবীৰ খাশআমী নামক যে ব্যক্তিকে পথপ্রদর্শক বানিয়ে সংগে নিয়ে এসেছিল, তাকে খুঁজে বের | 


করে এনে বললো, ফেরত যাবার পথ দেখাও । কিন্তু সে স্পষ্ট ভাষায় অস্বীকার করলো এবং বললো £ 
AON ০৮901 ASD Sl এ A 2 

-এখান হতে পালিয়ে যাবার স্থান কোথায় পাবে? আল্লাহ নিজেই যখন পশ্চাদ্ধাবন করছেন (তখন আর | 
পালিয়ে বাচতে পারবে না)। আবরাহা নাক কাটা তো পরাজিত । সে কিছুতেই বিজয়ী হতে পারে না। পালিয়ে 
বাচতে গিয়ে এরা নানা জায়গায় পড়ে মরতে লাগলো কিংবা মরে পড়তে লাগলো । আতা ইবনে ইয়াসার বর্ণনা 
করেছেন, এ লোকেরা সকলেই ঠিক সে সময়ই মরে শেষ হয়ে যায়নি। কিছু লোক তো সেখানেই ধ্বংস হলো। 


আর কিছু লোক পালিয়ে যাবার সময় পথের মধ্যে মরে পড়ে থাকলো । আবরাহা নিজে খাশআম অঞ্চলে পৌছে 
মারা গেল ।* ১০৩ ও 


আল্লাহতা' আল| হাবশীদের কেবল এ শান্তি দিয়েই ক্ষান্ত থাকেননি । অতঃপর তিন চার বছরের মধো ইয়েমেন হতে হাবশী শাসনের অবসান করলেন। | 


ইতিহাস হতে জানা যায়, এ হস্তি ঘটনা সংঘটিত হওয়ার পর ইয়েমনে তাদের শক্তি ও ক্ষমতা সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেল। দিকে দিকে ইয়েমলী সরদাররা |: 
নিদ্বোহ ঘোষণা করতে লাগলে । পরে সাইফ ইবৃনে যী-ইরাযান নামক জনৈক ইয়েমনী সরদার পারস্য সম্রাটের নিকট হতে সামরিক সাহায্য চাইলো । | 
পারন্যের মাত্র এক হাজার সৈন্য শুধু ছ'টি জাহাজে এসেছিল এবং হাবলী। শাসনের পরিসমাপ্তি ঘটাবার জন্য এটাই যথেষ্ট হয়েছিল । এটা খৃষ্টীয় ৫৭৫ |: 
সনের ঘটনা : 0 


এ ঘটনাটি হয় মুযদালিফা ও মিনার মাঝখানে মুহাসাব উপত্যকার নিকটে ও “মুহাস্সির' নামক স্থানে । মুসলিম ও | 
আবু দাউদ, হাদীস শ্রন্থদ্ধয়ের বর্ণনা মতে, ইমাম যাফর সাদেক তার পিতা ইমাম মুহাম্মদ বাকের হতে- তিনি | 
হযরত জাবির ইবৃনে আবদুল্লাহ হতে নবী করীমের (সঃ) বিদায় হজ্জের যে বিবরণ উদ্ধৃত করেছেন, তাতে তিনি ||: 
বলেন, নবী করীম (সঃ) যখন মুযদালিফা হতে মিনার দিকে চললেন, তখন মুহাস্সির উপত্যকায় চলার গতি তিনি | 
খুব তীব্র করে দিলেন। ইমাম নববী তার ব্যাখ্যায় লিখেছেন, হাতিশুয়ালাদের ঘটনা ঠিক এ স্থানেই সংঘটিত [ 
হয়েছিল । এ কারণে এ স্থানটি দ্রুত অতিক্রম করে যাওয়াই সুন্নাত। মুয়াত্তা ইমাম মালেক গ্রন্থে বর্ণিত হয়েছে, নবী 
করীম সেঃ) বলেছেন, মুযদালিফা হলো পুরোপুরি অবস্থান করার জায়গা । কিন্তু মুহাস্সির উপত্যকায় অবস্থান করা | 
] উচিত নয়। এতিহাসিক ইবনে ইসহাক নুফাইল ইবনে হাবীবের যেসব কবিতা উদ্ধৃত করেছেন, তাতে সে এ } 
ঘটনার চোখেদেখা বিবরণ দিয়েছে ঃ 
51) Ladle 5৭] 2৮ 980৬ 2৫১ 
CG 5৪15 Le cis) শি ৬১4 Bl ধ]| ৬০০ 


“2 শে Ale 


-হে রুদাইনা! তুমি যদি দেখতে- তুমি তো দেখতে পারবে না মুহাসাব উপত্যকার কাছে আমরা যা দেখেছি। 
আমি আল্লাহর শোকর আদায় করেছি যখন আমি পাখীগুলো দেখেছি, আমি ভয় পাচ্ছিলাম পাথর আমাদের উপর ছু 
না পড়ে। সে লোকদের সকলে নুফাইলকে খুঁজছিল। যেন আমার উপর হাবশীদের কোন খণ চেপেছিল। 

এই ঘটনাটা ছিল একটা অসাধারণ বিস্ময়কর ব্যাপার । সমগ্র আরবে এ খবর অল্প সময়ের মধ্যে ছড়িয়ে [ 
পড়লো । বহুসংখ্যক কন্ধি এ জন্য বহু কবিতা রচনা করে। এ সময় রচিত সব কবিতায় একটি মূল সুর [৫] 
সাধারণভাবে ধ্বনিত হয়ে উঠেছে। এ ঘটনাটিকে প্রত্যেক কবিই নিজ নিজ কবিতায় আল্লাহতা”আলার বিশেষ | ' 
অসাধারণ শক্তির এক অতি বড় প্রকাশ-“মুযিযা’ বলে উল্লেখ করেছে। এ ব্যাপারে কা'বায় পূজিত দেব-দেবীদের [১] 

শু এক বিন্দু হাত আছে সে কথা ইশারা-ইংগিতেও কোথাও বলা হয়নি। আবদুল্লাহ ইবনিযযিবা'রীর কবিতা |: 
} দৃষ্টান্তস্বরূপ এখানে উল্লেখ করা যেতে পারে । | 


রা Ed Pd Cl রা চি Ld [| 
৬৮2০ ০5১] ৬৫ ০০ ls etl tied 01 ০১৮ 
রঃ 29০ 


৫৮2 dl 55 ৩০ Df ০৫3 ৮১১৪, ১০ ৫ ০৫৬ 


-ওরা ষাট হাজার ছিল, নিজেদের জন্মভূমির দিকে তারা প্রত্যাবর্তন করতে পারলো না । ফিরে যাওয়ার পর 
তাদের কুন ব্যক্তি (আব্রাহা) জীবিতও থাকতে পারলো না। * 
3] তাদের পূর্বে এখানে ‘আদ ও জুরহুম জাতির লোকেরা ছিল। আর আল্লাহ সব লোকের উপর বর্তমান । তিনিই ছু 


জর প্রজা ছা জা ভু আজহা জা জং জু আলু গু এ এ আআ রি আজ হজ) 


১০৫ সূরা আল ফীল ১২১ পারা ৩০ 
ee eRe RE NE RR OR RPE RR PE UR RRC EER SCE ERR a RU ERR ERT RR 
mmm ০৮৮০০ 2 TR Spe tact EEE mami ment TET Etim me 


আবু কাইস ইবনে আস্লাফের কবিতা £ ,, ক 
৮৪৬২ ০4 cdl lS LU 1৯০9 হি | (53 [5১2 
eos ০৪৩ nu dll ys ৩৯১০ Al SS Sra SUI LL 


“ওঠো ।তোমার রবের বন্দেগীতে লেগে যাও এবং মক্কা ও মিনার পর্বতমালার মধ্যে অবস্থিত আল্লাহর ঘরের চিৎ 
স্তম্ভসমূহ স্পর্শ কর । আরশ অধিপতির সাহায্য যখন তোমাদের প্রতি এলো, তখন সেই বাদশাহর সৈন্য সামন্ত এই 
লোকদেরকে এমন অবস্থায়'ফিরিয়ে দিল যে, কেউ ধুলায় লুষ্ঠিত, আর কেউ প্রাথর নিক্ষেপে চূর্ণ-বিচূর্ণ । রি 

কথা এখানেই শেষ নয়। হযরত উম্মেহানী ও হযরত যুবাইর ইবনুল “আওআম বর্ণনা করেছেন, নবী করীম ৪ 
(সঃ) বলেছেন, কুরাইশরা ১০ বছর, কোন কোন বর্ণনা মতে ৭ বছরকাল এক ও লা-শরীক আল্লাহ ছাড়া অন্য |: 
কারো বন্দেগী করেনি । উন্মেহানীর বর্ণনাটি ইমাম বুখারী তার ইতিহাস গ্রন্থে ও তাবরানী, হাকেম ইবনে মারদুইয়া [টং 
] ও বায়হাকী নিজ নিজ হাদীস গ্রন্থে উদ্ধত করেছেন! আর হযরত যুবাইরের বর্ণনা ভাবরাণী ইবৃনে মারদুইয়া ও | 
প্র ইবনে আসাকির উদ্ধৃত করেছেন। খতীব বাগদাদী তার ইতিহাস গ্রন্থে হযরত সাঈদ ইবনুল মুসাইয়েবের যে 
]| মুরসাল' বর্ণনাটি উদ্ধৃত করেছেন, তা হতে এর আরো সমর্থন পাওয়া যায়। 

যে বছর এ ঘটনাটি সংঘটিত হয় আরববাসীরা সে বছরটিকে “হস্তি-বর্ষ' নামে অভিহিত করে। হযরত নবী Ff 
করীমের (সঃ) পবিত্র জন্মও এ বছরই হয়। হাতি সংক্রান্ত ঘটনাটি মুহাররম মাসে সংঘটিত হয়েছিল । এ বিষয়ে ৪ 
মুহাদ্দেসীন ও ইভিহাসবিদ্‌দের মাঝে কোন. মতভেদ নেই ৷ আর নবী করীমের (সঃ) জন্ম হয় রবিউল আউয়াল B: 
মাসে । অনেকের মতে নবী করীমের (সঃ) জন্ম ঘটনা হাতি সংক্রান্ত ঘটনার ঠিক পঞ্চাশ দিন পরে সংঘটিত হয়। | 


Pa nt Om om om onl ‘A om EW OE mx ARON 


খে ১০৪৭ 


বক্তব্য 
নিতে উর ভারা রা OS 0 হু 
করতে হবে। এ সূরায় এত সংক্ষিপ্তভাবে হাতি সংক্রান্ত ঘটনার বিবরণ দিয়ে কেবলমাত্র হাতিওয়ালাদের ওপর [বি 
আল্লাহর আযাব নাযিল হওয়ার কথা উল্লেখ করা এবং তাকেই যথেষ্ট মনে করা হলো কেন, তা এ এঁতিহাসিক . [টি 
পটভূমিতে চিন্তা করলে স্পষ্ট বুঝতে পারা যায় । তার কারণ এই যে, এ সূরাটি নাযিল হওয়াকালে হাতি সংক্রান্ত চি] 
ঘটনা কিছু মাত্র পুরাতন হয়ে যায়নি। মক্কার আবাল-বৃদ্ধ-বণিতা সকলের নিকটই এ ছিল একটি অবিস্মরণীয় [* 
৪] ঘটনা । সকলেই এটা জানতো । আরবের কোন ব্যক্তিই এ সম্পর্কে অনবহিত ছিল না । সমগ্র আরব্বাসীর একান্তিক [6৪ 
3] বিশ্বাস ছিল, আবরাহার আক্রমণ হতে কা'বা ঘরের হেফাযতের এই কাজটি কোন দেব-দেবী কর্তৃক হয়র্নি৷ এ | 
নিরংকৃশভাবে একমাত্র আল্লাহরই বিশেষ অবদান । কুরাইশ সরদাররা একমাত্র আল্লাহর নিকটই দো'আ ও প্রার্থনা - 
করেছিল । পরে একাধারে কয়েক বছর পর্যন্ত কুরাইশ লোকেরা এ ঘটনা দ্বারা এতই মুগ্ধ ও প্রভাবিত হয়েছিল যে, $ 
তারা এ সময় আল্লাহ ছাড়া অনা কারো ইবাদত করেনি ৷ এ কারণেই সূরা 'ফীল'-এ কোন বিস্তারিত বিবরণ দেয়ার |: 
] প্রয়োজন ছিল না। কেবল মাত্র ঘটনাটির উল্লেখ ও তা স্মরণ করিয়ে দেয়াই যথেষ্ট ছিল, যেন এ উল্লেখের ফলেই | 
বিশেষভাবে কুরাইশের লোকেরা এবং সাধারণভাবে আরববাসীরা নিজেদের মনে মনে চিন্তা ও বিবেচনা করতে | 
পারে যে, হযরত মুহাম্মদ (সঃ) যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তা অন্যান্য সব মা'বুদ পরিত্যাগ করে একমাত্র [১ 
ত] লা-শরীক আল্লাহর বন্দেগী করার দাওয়াত ছাড়া আর কিছুই নয় । সে সংগে এ কথাও যেন তারা ভেবে দেখে যে, টি 
] হযরত মুহাম্মদের (সঃ) এ সত্য হীনের দাওয়াতকে যদি তারা জোরপূর্বক দমন করতে চেষ্টা করে, তাহলে যে |: 
শী আল্লাহ হাতিওয়ালাদেরকে তছনছ করে দিয়েছিলেন, তারা সেই আল্লাহর ক্রোধ ও রোষাগ্নিতে পড়ে চিরতরে ভস্ম 


১৮০০০০৪৮৪০০ 


পাচ তার আয়াত ' 


os ৬৯৯৮) 4১৮০১ 


রর জম 


৫ AMOS ৬০ 4৫68 এ HE 
: ৮: 


১৮৫৫ 2:26 AD ৫৯69৫ 2 wr ৫৮১৫৫ তর 
০ || ৬ 22৩ 
টু ১১৩০০ 2৮ ০) ৪ ০৪ Ab (০৩ ০৯) sO ০০০ 


পাথরসমূহকে তদের উপর বাঁকে ঝাকে পাখী তাদের উপর পাঠিয়েছেন এবং নিষলতার মধ্যে নর 


প করে (যা) | টিটি 
© UJ রর 5 224d byes 


রা 


ভক্ষণ করা Sf জিলা কং 
করেদেন 


সূরা আল-ফীল 

[মক্কায় অবতীর্ণ] 
মোট আয়াত £ ৫, মোট রুকু £ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে ' 


টিটু ১। তুমি কি দেখনি তোমার খোদা হস্তিওয়ালাদের সাথে কি করেছেন? 
শর ২। তিনি কি তাদের চেষ্টা-কৌশলকে সম্পূর্ণ নিক্ষল করে দেননি? 
টু ৩-৪ | আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাকে পাখী পাঠায়ে দিলেন যা তাদের উপর পাকা মাটির পাথর নিক্ষেপ 
টু করছিল? 

৫। ফলে তাদের অবস্থা এমন করে দিল, যেমন (জস্তু-জানোয়ারের) ভক্ষণ করা ভূষি১ ৷ 


2] ১। রসূলুল্লাহের (সঃ) পুন্যময় জন্মের পঞ্চাশ দিন পূর্বে সংঘটিত এক বিশেষ ঘটনার কথা এখানে উল্লেখিত হয়েছে । পবিত্র পে 
রি কা'বা ঘর ধ্বংস করার উদ্দেশো ইয়েমনের হাবশী রাজ্যের খৃষ্টান সম্রাট আবরাহা ৬০ হাজার সৈন্য নিয়ে মক্কা অভিযান | 
করে। সৈন্যবাহিনীতে কয়েকটি হস্তিও ছিল। যখন তারা মুযদালিফা ও মিনার মধ্যবর্তী স্থানে পৌছে তখন অকন্মাৎ পে 
সমুদ্রের দিক থেকে পক্ষী দল যাঁকে ঝাকে চঞ্চু ও নখরে ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখন্ড নিয়ে এসে সৈন্যবাহিনীর উপর ব্যাপক | 
রস্তরবর্ষণ শুরু করে। যার উপরই. এই প্রস্তরখন্ড আপতিত হয় তায় গাত্র-মাংস গলিত হয়ে খসে খসে পড়তে শুরু [১ 
করে । এইভাবে সমগ্র সৈন্যদল সম্পূর্ণরূপে ধ্বংস হয় । আরবে এ ঘটনা ছিল খুবই প্রখ্যাত এবং এই সূরা অবতীর্ণকালে [বি 
পবিত্র মন্কানগরীতে এরূপ হাজার হাজার ব্যক্তি জীবিত বর্তমান ছিলেন, যারা ছিলেন এ ঘটনার প্রত্যক্ষদর্শী যাদের [8 
নিজেদের চোখের সামনেই এ ঘটনা সংঘটিত হয়েছিল । সমগ্র আরববাসীগণও এ কথা স্বীকার করতো যে, হস্তীপতিদের | 
NEN ETT bh 


.-৮৯২১০০5িউিল 


RRR fa wn ‘nn nnn sn 


নামকরণ 
প্রথম আয়াতের ৯/5 শব্দটিকে এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল টী 

দহ্হাক ও কল্বী এ সূরাটিকে মাদানী বলেছেন। কিন্তু অধিকাংশ মুফাস্সীর এর মক্কী হওয়ার ব্যাপারে সম্পূর্ণ চু 
একমত । এর মী হওয়ার বড় প্রমাণ হলো এ সূরারই ৩৬! 14৯ ৬+) এই ঘরের রব একথাটি, এ যদি | 
মদীনায় অবতীর্ণ হতো তাহলে কা'বা ঘরকে এই ঘর বলে ইংগিত করা কিছুতেই শোভন হতে পারতো না। বস্তুত এ চট 
সূরার মূল কথা ও বক্তব্যের সঙ্গে সূরা “ফীল'-এর মূল বিষয়বস্তুর এত গভীর সম্পর্ক রয়েছে যে, উক্ত সূরা নাযিল | 
হওয়ার পর-পরই ও সংগে সংগেই এ সূরাটি নাযিল হয়েছে বলে স্পষ্ট ধারণা হয়। উভয় সূরার পারস্পরিক এই | 
সাদৃশ্য ও সামঞ্জস্যের কারণে কোন কোন মহান ব্যক্তি এতখানি বলেছেন যে, আসলে এ দুটি একই সূরা । কতিপয় [6 
হাদীসের বর্ণনা হতেও এ ধারণা বলিষ্ঠতা পেয়েছে হযরত উবাই ইবৃনে কা*আবের (নিকট রক্ষিত) মসহাফে এ [টি 
দুটো সূরা এক সংগে লিখিত রয়েছে, দুটোর মাঝে 'বিসমিল্লাহ' লিখে পার্থক্য করা হয়নি। হযরত ওমর (রাঃ)ও |: 
একবার এ সুরা দুটোকে একসংগে মিলিয়ে পড়েছিলেন, এদের মাঝে কোনরূপ পার্থক্য করেননি। এসব কারণে ছু 
একশ্রেণীর লোকের ধারণা হয়েছে যে, এ দুটো সূরা অভিন্ন । কিন্তু এ ধারণা গ্রহণযোগ্য নয় । হযরত উসমান (রাঃ) | 
বিপুল সংখ্যক সাহাবীর বাস্তব সহযোগিতায় কুরআন মজীদের যেসব সংকলন সরকারীভাবে তৈরী করিয়ে |ঃ 
ইসলামের বিশাল সাম্রাজ্যের বিভিন্ন কেন্দ্রে পাঠিয়ে দিয়েছিলেন, তাতে এ দুটো সূরার মাঝে বিস্মিল্লাহ লেখা ছিল। চু 
সে সময় হতে আজ পর্যন্ত দুনিয়ার সব মসহাফে এ দুটো ভিন্ন ভিন্ন সূরা হিসেবে লিখিত হয়ে এসেছে। উপরস্তু | 
উভয় সূরার বাচনভংগীও পরস্পর হতে এতই ভিন্ন ধরনের যে এ দুটো ভিন্ন ভিন্ন সূরা হওয়া অকাট্য ও সুস্পষ্ট হয়ে | 
উঠছে। প্র 


বিষয়বস্তু ও আলোচনা :: 

এ সূরাটির সঠিক তাৎপর্য বুঝবার জন্য এর এঁতিহাসিক পটভূমির ওপর উজ্জ্বল দৃষ্টি সংস্থাপন আবশ্যক ৷ | 
কেননা এ দিক দিয়েই এর বিষয় বস্তুর সাথে সূরা ফীল-এর বিষয়বস্তুর গভীর সম্পর্ক রয়েছে। = 
নবী করীমের (সঃ) প্রপিতামহ কুসাই ইবনে কেলাবের সময় পর্যন্ত কুরাইশ বংশের লোক হেযাযে ইতঃস্তুত [৯ 
বিক্ষিপ্ত হয়েছিল । কুসাই-ই সর্বপ্রথম তাদেরকে মক্কায় একত্রিত করে। আল্লাহর ঘরের মুতাওয়ারী পদ এ গোত্রের চু 
হাতে আসে । এ কারণে কুসাইকে একত্রকারী উপাধিতে ভীষত করা হয়। এ ব্যক্তি স্বীয় উচ্চতম মানের ব্যবস্থাপনা, 
যোগ্যতা ও প্রতিভার বলে মক্কা নগরে একটা নগর-রাষ্ট্রের ভিত্তি স্থাপন করে। আরবের নানাদিক হতে আগত | 
হাজীদের খেদমত করার সুষ্ঠু ব্যবস্থা করে! এর ফলে ক্রমে ক্রমে আরবের সমস্ত গোত্র ও অঞ্চলের ওপর কুরাইশ 
বংশের প্রভাব ও প্রতিপত্তি হলো । কুসাই'র পর মক্কার নগর- রাষ্ট্রের পদসমূহ তার দুই পুত্র আবদে মনাফ-ও চট 
আবদুদ্দারের মধ্যে বিভক্ত হয়ে গেল । কিন্তু উভয় পুত্রের মধ্যে আবদে মনাফ তার পিতার আমল হতেই সর্বাধিক | 


১০৬ সূরা আল কুরাইশ ৃ ১২৪ 


স০82745272255757272557525-0-7-527-7-7224 


রি | 
চার পুত্র ছিল। হাশেম, আবৃদে শামস, মুত্তালিব ও নওফাল ।তার মধ্যে আব্দুল মুত্তালিবেরপিতা ও নবী করীমের ঢু 
সঃ) পিতামহ হাশিম সর্বপ্রথম ব্যবসায়-বানিজ্য মনোনিবেশ করেনআরবের পথে প্রাচাদেশ এবং সিরিয়া ও মিসরের হর 
]| মাঝে যে আন্তর্জাতিক ব্যবসায় বহুপূর্বকাল হতেই চলে আসছিল তাতে অংশগ্রহণের চিন্তা সর্বপ্রথম তার মনে 
2] জাগে । আর সে সংগে আরববাসীদের প্রয়োজনীয় দ্রব্যাদি বাহির হতে ক্রয় করে আনার ইচ্ছাও জাগে । এর ফলে চি 
উক্ত দীর্ঘ পথের মাঝে অবস্থিত গোত্রসমূহ যেমন তাদের নিকট হতে পণ্যদ্রব্য খরিদ করবার সুযোগ পেতে পারে |: 
তেমনি মক্কার বাজারে দেশের অভ্যন্তরীণ ব্যবসায়ীরাও ক্রয়-বিক্রয় করবার জন্য এখানে যাতায়াত শুরু করে দেবে। | 
এ সে সময়ের কথা যখন উত্তর অঞ্চলসমূহ ও পারস্য উপসাগরীয় পথে রোমান সাম্রাজ্য ও প্রাচ্য দেশসমূহের মাঝে | 
]| যে আন্তর্জাতিক ব্যবসায় চলছিল, তার ওপর পারস্যের সাসানীয় সরকার আধিপত্য বিস্তার করে বসেছিল । ফলে পু 
শ্রী দক্ষিণ আরব হতে লোহিত সাগরের বেলাভূমির সঙ্গে সঙ্গে সিরিয়া ও মিসরের দিকে যে বাণিজ্য পথ চলে গেছে টু 
নু তার ব্যবসার যথেষ্ট উন্নতি লাভ করে। অন্যান্য আরব গোত্রের তুলনায় কুরাইশদের একটা বিশেষ সুবিধা ছিল। | 
] তারা আল্লাহর ঘরের সেবক ছিল বলে পথে অবস্থিত সব গোত্র তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করতো । হজ্জের "চু 
সময় কুরাইশ বংশের লোকেরা যে উদারতা ও বদান্যতার সঙ্গে হাজীদের খেদমত করতো, সে জন্য সব লোকই [টি 
তাদের অনুগৃহীত ছিল ।. পথের মাঝে তাদের বাণিজ্য কাফেলার ওপর কোন আক্রমণ হওয়ার কিংবা ডাকাত, পড়ার | 
কোন ভয় তাদের ছিল না। উপরস্তু অন্যান্য ব্যবসায়ী কাফেলার নিকট হতে যে মোটা পথ কর কিংবা শুস্ক আদায় [৪ 
করা হতো তাদের নিকট হতে সেরূপ কর আদায় করাও সহজ ছিল না । হাশিম এসব সুযোগ-সুবিধার প্রতি লক্ষ্য | 
3] রেখে ব্যবসায় চালাবার পরিকল্পনা গ্রহণ করলো এবং নিজের পরিকল্পনায় তার তিন ভাইকে শরীক করলো । |: 
{| সিরিয়ার গাসসানী বাদশার নিকট হতে হাশিম, হাবশার বাদশাহর নিকট হতে আবৃদে শাম্স, ইয়েমনী রাজনাবর্গের 
| নিকট হতে মুত্তালিব এবং ইরাক ও পারস্যের সরকারসমূহের নিকট হতে নওফল নানাবিধ ব্যবসায়ী সুযোগ-সুবিধা | 
পন লাভ করলো। এর ফলে তাদের ব্যবসায় খুব দ্রুততার সংগে উন্নতি লাভ করে। উত্তরকালে এই চার ভাই | 
শর মুত্তাজিরীন'-'ব্যবসায়ী” নামে পরিচিত হয়। এ উপলক্ষ্যে আশে-পাশের গোত্র ও রাষ্ট্রগুলোর সঙ্গে তাদের যে নিবিড় | 
]. সম্পর্ক ও সম্বন্ধ গড়ে উঠেছিল তার দরুন তাদেরকে আসহাবুল 'ঈলাফ' -'সম্পর্ক' সম্বন্ধ ও বন্ধুতা স্থাপনকারী লোক |: 
বলা হতে লাগলো । হত 
এ ব্যবসায় = সাণিজ্য ব্যপদেশে কুরাইশ বংশের লোকেরা সিরিয়া, মিসর, ইরাক, পারস্য, ইয়েমন ও হাবশা চু 
প্রভৃতি. দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিশেষ সুযোগ পেয়েছিল । বিভিন্ন দেশের সভ্যতা ও সংস্কৃতির সংগে তাদের | 
প্রত্যক্ষ পরিচিতি স্থাপিত হয়েছিল এবং এর ফলে তাদের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা ও মলনশীলতার মান খুবই উন্নত | 
হয়েছিল । এ ব্যাপারে আরবের অন্য কোন গোত্র তাদের সমকক্ষ হতে পারেনি । ধন-সম্পদের দিক দিয়েও তারা চট 
]' সারা আরবের মধ্যে রিশেষ অগ্রসর হয়েছিল । মক্কা এভাবে সমগ্র আরব উপদীপের মধ্যে ব্যবসায়-বাণিজ্যের |ঃ 
5] সবচেয়ে বড় কেন্দ্রে পরিণত হলো। এসব আন্তর্জাতিক সম্পর্ক-সম্বন্ধে একটা বড় কল্যাণময় দিক এ ছিল যে | 
_ কুরাইশের লোকেরাই ইরাক হতে বর্ণমালা নিয়ে এল । পরে সেই বর্ণমালাই কুরআন মজীদে ব্যবহৃত হয়েছে। ছু 
কুরাইশদের মধ্যে যত লেখা-পড়ু জানা লোক ছিল, আরবের অন্য কোন গোত্রই সেরূপ ছিল না। এসব কারণে নবী [হি 
করীম (সঃ) বলেছিলেন {J 535 4 কুরাইশ বংশের লোক অন্যসব লোকের নেতা (মুসনদে ছু 
আহমদ, রা EC AEH MES 


(সঃ) বলেছেনঃ - wi 4250 ০4০ 411 4574 ০০৮০ ৮৭ 13৯ 318 | 
আরবের সরদারী ও নেতৃতু প্রথমে হিমইয়ার লোকদের নিকট ছিল। পরে আল্লাহ তাদের নিকট হতে তা চি 
ফেড়ে নেন এবং তা কুরাইশদের দান করেন। | = 


uuu হা জজ হা আছ 
তা আআ কল ক আল আআ ত আআ শত আন 


| কুরাইশরা এমনিভাবে উন্নতির পর উন্নতির দিকে চলে যাচ্ছিল, এ সময়ই মক্কার ওপর আব্রাহা বাহিনীর [টি 
শু আক্রমণ ঘটনা সংঘটিত হয়। তখন আব্রাহা যদি এ পবিত্র শহর জয় করতে ও কা'বা ঘর বিধ্বস্ত করতে সক্ষম | 
| হতো তাহলে আরব দেশে কেবল কুরাইশদের নয়, কাবার সুনাম-সুখ্যাতিও চিরতরে শেষ হয়ে যেত। | 
টু জাহেলিয়াতের যুগের আরবরা যে এই ঘর সত্যই আল্লাহর ঘর বলে বিশ্বাস করতো ও মানতো তা জার অবশিষ্ট | 
টু] থাকতো না। এ ঘরের সেবক হওয়ার দরুন কুরাইশদের যে সম্মান ও মর্যাদা সমগ্র দেশে প্রতিষ্ঠিত ছিল তা টি 
পু] নিমেষের মধ্যে শেষ হয়ে যেতো । মক্কা পর্যন্ত হাবশীদের অগ্চগতি লাভের পর রোমান সাম্রাজ্য অগ্রসর হয়ে সিরিয়া 
৪] ও মক্কার মধ্যবর্তী ব্যবসায়ের পথের উপরও নিজেদের প্রভৃত্্‌ কায়েম করে নিতো । আর কুরাইশরা কুসাই ইবনে চু 
৪] কিলাবের পূর্বে যে বিপর্যন্ত অবস্থায় পড়েছিল অতঃপর তারা এ হতেও কঠিনতর বিপর্যয়ের সম্মুখীন হতো । কিন্তু [ 
নু আল্লাহতাআলা যখন নিজের অসাধারণ কুদরতের মহিমা দেখিয়ে পাখীর দ্বারা পাথরকুচি বর্ষণ করিয়ে আব্রাহার, চু 
পু বাট হাজার সৈন্যকে সম্পূর্ণ ধ্বংস ও বিধ্বস্ত করে দিলেন এবং মক্কা হতে ইয়েমেন পর্যন্ত সমস্ত পথে এ ধ্বংস-প্রাণ্ড [চি 
| সেনাবাহিনীর লোকেরা এখানে-ওখানে পড়ে পড়ে মরে থাকলো, তখন কা'বা যে আল্লাহর ঘর এ বিশ্বাস সমগ্র 
পন আরববাসীদের মনে পূর্ব হতেও অধিক দৃঢ়মূল হয়ে বসলো। সে সংগে কুরাইশদের প্রতিপত্তি সমগ্র দেশে | 
শি পূর্বাপেক্ষাও অনেক বেশী বলিষ্ঠভাবে প্রতিষ্ঠিত হলো । আরবদের মনে দৃঢ় প্রত্যয় জাগলো যে, তাদের প্রতি চিঃ 
৪] আল্লাহর অনুগ্রহ রয়েছে। তারা নির্ভিক চিত্তে আরবের সর্বত্র যাতায়াত করতো । নিজেদের ব্যবসায়-কাফেলা নিয়ে | 
2] সবদিকেই চলে যেতে পারতো । তাদের পথে বাধা বা কোনরূপ অসুবিধা সৃষ্টি করার দুঃসাহস কারো হতো না। শুধু | 


টু তাদের ব্যাপারই নয়, তাদের নিরাপত্তার অধীন অন্য কোন লোককেও কেউ ‘টু’ শব্দ বলতে সাহস পেত না। 


DD OG 


Rn হজ হা 


বক্তব্য 


টি হাতা জার চাও CE BRT 1 : 


রী উল্লেখের কোন প্রয়োজন ছিল না। এ জন্যই এ সূরাটিতে চারটি সংক্ষিপ্ত বাক্যে কুরাইশদেরকে শুধু এতটুকু বলা [| 
হয়েছে যে, তোমরা নিজেরাই যখন এ ঘরকে দেব-দেবীর ঘর নয়- একমাত্র আল্লাহর ঘর মানছো আর. কেবল | 
আল্লাহ-ই-আল্লাহ ছাড়া অন্য কেউ নয়- তোমাদেরকে এ ঘরের বদৌলতে এপ নিরাপত্তা দান করেছেন, তোমাদের | 
ব্যবসায়-বাণিজ্যের উন্নতি বিধান করেছেন এবং তোমাদেরকে দারিদ্র ও অনশনের কষাঘাত হতে রক্ষা করে এইরূপ |; 
্বাচ্ছন্দ' ও এশ্বর্যের অধিকারী বানিয়েছেন, তখন কেবলমাত্র সেই এক খোদারই বন্দেগী করা তোমাদের একান্ত | 
[22] কর্তব্য ৷ 


ভিডিও তান 


2255 ডু র্তন্প দিত, পর্বত পির ১:৫৭ 
{ URL ০৪15 25০5 ০৯) oS) 02 ৫৯) 
টু] তাদের উচিৎ সুতরাং শ্রীঘ্বের ও শীতের সফরে তাদের অভ্যস্ত কুরাইশরা যেহেতু অভ্যস্থ 
ইবাদত করা হওয়া i 


6 ৩৪ (৮ GHG ১:1৩ 9 


ক্ষুধা হতে তাদের আহার যিনি খবরের এই রবের 
দিয়েছেন 


রতি 
রর 


সূরা কুরাইশ 

[মক্কায় অবতীর্ণ] 
মোট আয়াত £ ৪, মোট রুকু ৪১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


টু ১। যেহেতু কুরাইশরা অভ্যস্ত হয়েছে। 
| ২। (অর্থাৎ) শীতকাল ও গ্রীম্বকালের বিদেশ যাত্রায় অভ্যন্ত১। 
৩। কাজেই তাদের কর্তব্য হল এই ঘরের২ রবের ইবাদত করা। 
ঘর ৪। যিনি তাদেরকে ক্ষুধা থেকে রক্ষা করে খেতে দিয়েছেন এবং ভয়-ভীতি থেকে বাচিয়ে নিরাপত্তা দান 
করেছেন ।৩ 


৯] ১। শীত ও এরন্বকালীনপফর বা বিদেশযাত্রার অর্থ বাণিজ্যিক যাত্রা গ্রীষ্মকালে কুরাইশগণ সিরিয়া ও প্যালেস্টাইনের দিকে | 
বাণিজ্য যাত্রা করতো এবং শীতকালে তাদের বাণিজ্য যাত্রা হতো দক্ষিণ আরবের দিকে। এই বাণিজ্য পর্যটনসমূহের হম 

র্‌ বদৌলতে তারা ধশ্বর্যবান হয়ে উঠে ছিল। a 
২। এই ঘর অর্থ- পবিত্র কা'বা ঘর । E 
৩1" মন্ধাতে হারাম শরীফের অবস্থা হেতু তা পবিত্র ও নিষিদ্ধ নগরীরূপে থাকার এ নগরীর উপর আরবের কোন গোত্রের হু 
আক্রমণের আশংকা কুরাইশদের ছিল না এবং কুরাইশরা পবিত্র কা'রা' ঘরের সেবক ও তত্ত্বাবধায়ক থাকার কারণে চি 
যা হিরা তা তাদের অনিষ্ট বা তাদের উপর হস্তক্ষেপ করা | 


9. 
রি 
2 
(A 
৪ 
৯. 
3 
৪ 
3 
FE) 
এ 
ডি 
৪ 
ও 
৪ 
রি 
ঠ 
এ 
৬. 
ি 
ঙ. 
টা 
া 
৩. 
৪ 
ৰ 
8 
৪ 


ty On OW Sn Cn ou TR on Ou pC 


nC bn Dn nC pm 


নামকরণ 
সূরার শেষ আয়াতের শেষ শব্দ ‘আল মা'উন'কে এর নাম রূপে নির্দিষ্ট করা হয়েছে 


্‌ নাযিল হওয়ার সময়-কাল : 

ইবৃনে মারদুইয়া হযরত ইবৃনে ‘আব্বাস (রাঃ) ও ইব্নুযযুবাইর (রাঃ)-এর যে উক্তি উদ্ধৃত করেছেন তাতে |p 
তারা একে মক্কী সূরা বলেছেন। ‘আতা’ ও জাবির প্রমুখ কুরআনবিদদেরও এই মত ! কিন্তু আবু হাইয়ান তার আল | 
বাহরুল মুহিত গ্রন্থে ইবনে ‘আব্বাস, কাতাদাহ ও দহ্হাকের যে উক্তি উদ্ধৃতি করেছেন, তাতে একে মাদানী সূরা 
বলা হয়েছে। আমাদের মতে প্রকৃতপক্ষে এ সূরার অভ্যন্তরেই এমন একটা সাক্ষ্য বর্তমান যা হতে | 
নিঃসন্দেহে প্রমাণিত হয় যে, এ সূরাটি মক্কায় নয়, মদীনায় নাযিল হয়েছে। এ সূরায় নামাযের প্রতি অবজ্ঞা ছু 
প্রদর্শনকারী নামাযী ও প্রদর্শনীমূলক নামায পাঠকারীদের সম্পর্কে এক তীব্র-কঠোর অভিসম্পাতের বাণী সংযোজিত | 
হয়েছে আর এটাই হলো এ সুরার মাদানী হওয়ার একটি বড় ও অকাট্য প্রমাণ! কেননা, সূরার এ কথাটি [ঃ 
মুনাফিকদের সম্পর্কে । আর এ ধরনের মুনাফিক মক্কা শরীফে দেখা যায়নি, কেবলমাত্র মদীনার সমাজেই তারা | 
আত্মরক্ষামূলক কৌশল স্বরূপ ইসলাম কবুল করতে বাধ্য হয়েছিল । আর নিজেদের মুসলমানিতৃ জাহির করার জন্য | 


তাদেরকে মসজিদে আসতে, নামাযের জামা'আতে শরীক হতে ও প্রদর্শনীমূলক নামায পড়তে হতো । যতটুকু কাজ | 


করলে তারা মুসলমান গণ্য হতে পারতো এবং কেউ তাদেরকে অমুসলমান মনে করতে পারতো না কেবল সেটুকু | 


কাজই তারা করতো । কিন্তু মক্কায় এই ধরনের অবস্থা আদৌ ছিল না। সেখানে কাউকে লোক দেখানো নামায চু: 


পড়তে হতো না। সেখানকার সম্পূর্ণ প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতে ঈমানদার লোকদের পক্ষে জামা'আতের সঙ্গে 
নামায পড়া খুবই কঠিন ও দুঃসাধ্য ছিল। লুকিয়ে লোকচক্ষুর অন্তরালে থেকে নামায পড়তে হতো। কেউ 
প্রকাশ্যভাবে নামায পড়লে সেখানে তার জীবনই বিপন্ন হয়ে পড়তো । মুন্বাফিক সেখানে একেবারেই পাওয়া যেত না & 
এমনও নয়। তবে লোক দেখানো ঈমান গ্রহণকারী, প্রদর্শনীমূলক নামায প্ড়ার যে মুনাফিকী, তা সেখানে ছিল না। [3 
তবে ছিল, যারা নবী করীম (সঃ) যে সত্য নবী তা জানতো এবং মানতোও বটে, কিন্তু কেবলমাত্র নিজেদের | 
সরদারী, সামাজিক প্রভাব-প্রতিপত্তি ও প্রাধান্য-কর্তৃত্ব বহাল রাখার উদ্দেশ্যে ইসলাম কবুল করতে প্রস্তুত হতো না। | 


ঈমান এনে তারা এমন বিপদে পড়তে রাজী ছিল না, যাতে তখনকার মুসলমানদেরকে তারা নিজেদের চোখে bs 


নিমজ্জিত. দেখতে পাচ্ছিল । মক্কী পর্যায়ের এ ধরনের মুনাফিকদের অবস্থা সূরা 'আনকাবুত' ১০-১১ নম্বর আয়াতে bs 
বর্ণনা করা হয়েছে। ূ র 
আলোচ্য বিষয় ও মূল বক্তব্য | 
পরকালের প্রতি ঈমান না আনলে মানুষের কি রকমের নৈতিক চরিত্র গড়ে ওঠে, তা বিশ্লেষণ করাই এ সূরার | 


মূল বক্তব্য ও বিষয়বস্তু । ২ ও ৩ নম্বর আয়াতে প্রকাশ্যভাবে পরকালে অবিশ্বাসী কাফিরদের অবস্থার কথা বলা (| - 


হয়েছে। আর শেষ চারটি আয়াতে মুনাফিকদের অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। এ লোকেরা বাহা মুসলমান হলেও টি 
তাদের অন্তরে পরকাল ও পরকালীন শুভ-অশুভ ও সওয়াব-শাস্তি সম্পর্কে তাদের কোনই ধারণা ছিল না। | 


মোটামুটিভাবে উভয় ধরনের লোকদের কার্যকলাপ ও কর্মপদ্ধতি বর্ণনা করার উদ্দেশ্য হলো লোকদের মনে এ ক্রথা | 


দৃঢ়মূল করে বসানো যে, পরকালের প্রতি সঠিক ও পূর্ণাঙ্গ ঈমান না থাকলে মানুষের মধ্যে সুদৃঢ়, স্থায়ী ও পবিত্র টা 
চরিত্র-বৈশিষ্ট্য কখনো গড়ে উঠতে পারে না। | : 


a 
ERE i EA শি পা ০25 Is aaa a A শা তিনি ss = = লা জিত w- 2 55 fd = শত হজ তদ 


০2 28 722/232 তর 
(০৫১ ৮৯০ 3 lls (1-2) ১৫৪১ JE 


এক তার রুকু কী মাউন সূরা সাত তার আয়াত রর ] 


০9১৯) ১৮ ৮9) 9095 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি), 


৯ চা 2 2 Gs 2 
১১:১৬ ৩৩৪ GH EH 

বিচার দিনকে অবিশ্বাস করে (তাকে) ভুমি 
যে দেখেছকি 


5) YY Ow পে 255 এলার্ট 2 PA ডে G2. A রণ 
Oui পঃ 6) টা ১2৮ (4 uve - 0) - 
ৰ (বসব) অতএব ০ খাদ্যদানের ব্যাপারে উঃ্সাহিত না এবং [| : 
নামাযীদের জন্য ধ্বংস করে JE 
Y oA RR 
৩৩১ 
যাদের 
(বৈশিষ্ট্য হল) 


AIP টি 


| ১। তুমি কি দেখেছ সেই ব্যক্তিকে যে পরকালের শুভ প্রতিফল ও শাস্তিকে অবিশ্বাস করে? 
32] ২-৩। এতো সেই লোক যে ইয়াতীমকে ধাক্কা দেয় আর মিস্কীনের খাবার দিতে উৎসাহিত করে না ১। 
ৰ 8-৫ । পরত ধ্বংস সেই মুসল্লিদের জন্য যারা নিজেদের সালাতের ব্যাপারে অবজ্ঞা দেখায় ২। j 


ই] ৬। যারা লোক দেখানোর কাজ করে। 


2 ৭ আর সাধারণ প্রয়োজনের জিনিস (লোকদিগকে) দেয়া থেকে বিরত থাকে। 


9} ১। অর্থাৎ নিজেকে এই কাজে উদ্বুদ্ধ করে না, লিজ লক অন্ন দান করতে বলে না এবং অপর = 
ue লোকদেরকেও দরিদ্রদের সাহায্যে প্রেরণাদান করে না৷ । 
এর অর্থ-নামাযের মধ্যে ভুল করা নয়, বরং এর অর্থ-নামাযের প্রতি অমনোযোগী ও উদাসীন থাক।। 


নামকরণ 


শবে 4,941 4১০০] | এর ০১+| শব্দটিকে এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল 1 
 ইব্নে মারদুইয়া হযরত “আবদুল্লাহ ইবনে আব্বাস,হযরত আবদুল্লাহ ইবনুয যুবাইর ও হযরত আয়েশা (রাঃ) [ক 


রি হতে বর্ণনা করেছেন; এ সূরাটি মক্কী। কালবী ও মুকাতিল প্রমুখ একে মক্কী বলেছেন। বেশীরভাগ টু 
শু মুফাসসীরদেরও এই মত । কিন্তু হযরত হাসান বসরী, ইকরামা, মুজাহিদ ও কাতাদহ একে মাদানী সূরা বলেছেন। | 
ইমাম সৃয়ুতী তার আল-ইত্কান গ্রন্থে এ মতকেই সঠিক মত বলে অভিহিত করেছেন। ইমাম নববী মুসলিম [৯ 


34 শরীফের ব্যাখ্যায় এ মতকেই অগ্রাধিকার দিয়েছেন । আর তার কারণ হলো ইমাম আহমদ ইবৃনে হাম্বল [ 


পি 
2 
নট 
ঠা, 
a 
) 
ন 
রি 
০ 
৪. 
a” 
a 


ha 


Onn oo Ol on On Oo Di 


মুসলিম, আবু দাউদ, নাসায়ী, ইব্‌নে আবু শাইবা, ইবনুল মুনযির, ইবনে মারদুইয়া ও বায়হাকী প্রমুখ মুহাদ্দীস ঢ 
গণ হযরত আনাস ইব্নে মালিক (রাঃ) হতে বর্ণিত একটি হাদীসই হলো .এর ভিত্তি । হাদীসটিতে বলা হয়েছে, |: 
নবী করীম (সঃ) আমাদের মাঝে বসেছিলেন। এরই মধ্যে তার ওপর যেন তন্দ্রা আচ্ছন্ন হয়ে এলো । পরে তিনি 
স্মিত হাসি সহকারে মাথা তুললেন। কোন কোন বর্ণনায় বলা হয়েছে, লোকেরা জিজ্ঞাসা করলো, আপনি কি কারণে | 
হাসছেন? আর অপর কোন কোন বর্ণনায় আছে, তিনি নিজেই লোকদেরকে বললেন, এইমাত্র আমার প্রতি একটি | 


সুরা নাযিল হয়েছে'। পরে তিনি বিস্মিল্লাহিয় রহমানির রাহীম পড়ে সূরা কাওসার পাঠ করলেন। অতঃপর তিনি fe 


জিজ্ঞাসা করলেন, তোমরা কি জান কাওসার কিঃ লোকেরা বললো, আল্লাহ এবং তার রসূল বেশী জানেন । বললেন, | 
তা একটা বর্ণাধারা যা আমার খোদা আমাকে জান্নাতে দান করেছেন। এ বর্ণনার যুক্তিতে এ সূরাটিকে মাদানী বলা p 
হয়েছে এ কারণে যে হযরত আনাস (রাঃ) মক্কায় নয়, মদীনায় ছিলেন। তিনি যখন বললেন যে, এ সূরাটি | 
আমাদের উপস্থিতিতে নাযিল হয়েছে, তখন স্বতঃই প্রমাণিত হলো যে, এটা মদীনায় নাযিল হয়েছে। £ 

কিন্তু অপর বর্ণনা হতে এর বিপরীত কথা জানা যায় । এটা হযরত আনাস (রাঃ) হতেই আহমদ *্বুখারী [ 
মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও ইব্‌নে জরীর বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে তিনি বলেন, জান্নাতের এই নহর | 
(কাওসার) রসূলে করীম (সঃ)কে মিরাজের সফরকালে দেখানো হয়েছে । আর সকলেই জানেন, মিরাজ হিজরাতের | 
পূর্বে মক্কা শরীফে থাকাকালে হয়েছিল। এই হলো প্রথম কথা । আর দ্বিতীয় কথা এহ যে, মিরাজে নবী করীম | 
(সঃ)কে এই দানের কেবল খবরই দেয়া হয়নি, তার পর্যবেক্ষণও করানো হয়েছিল। এই যদি হয়ে থাকে তাহলে | 
নবী করীয় (সঃ) কে এর সুসংবাদ দেয়ার জন্য মদীনা শরীফে সূরা ‘কাওসার' নাযিল করার কোন কারণ ছিল না । | 


3] তৃতীয় তত্ত্ব হযরত 'আনাসের (রাঃ) বর্ণিত প্রথমোক্ত হাদীস হতে যেমন জানা যায়, নবী করীম (সাঃ) নিজেই যদি [বি 
3] সাহাবীদের এক মজলিসে সূরা কাওসার নাযিল হওয়ার কথা বলে থাকেন, আর তখনি এ সূরা নাযিল হয়েছে বলে 
3] যদি মনে করা হয় তাহলে হযরত আয়েশা (রাঃ), হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) ও হযরত আবদুল্লাহ | 
টু ইব্নে জুবাইরের (রাঃ) ন্যায় সর্ববিষয়ে ওয়াকিফহাল সাহাবী একে “মক্তী' সূরা মনে করতে পারেন, আর অধিকাংশ | 


মুফাসসির-ই বা একে ‘মক্কী’ বলতে পারেন কিভাবে? এ ব্যাপারটি চিন্তা করলে হযরত আনাসের (রাঃ) প্রথমোক্ত ff 
বর্ণনায় কিছুটা শূন্যতা বা অস্পষ্টতা আছে-বলে পরিষ্কার মনে হয় । সে শূন্যতা ও অস্পষ্টতা হলো,যে মজলিসে নবী চু 


টু] করীম (যঃ) উক্তরূপ কথা বলেছিলেন, তাতে শুরু হতে কি সব কথাবার্তা চলছিল তা বিস্তারিত বলা হয়নি। সন্তবত 


তখন নবী করীম (সঃ) কোন বিষয়ে কিছু বলছিলেন। আর সে মুহূর্তে অহী'র সাহায্যে তাকে এ কথা জানিয়ে দেয়া 


3] হলো যে, এ বিষয়টির ওপর সূরা 'কাওসার' হতে আলো পাওয়া যেতে পারে । আর অমনি তিনি এ কথাটি হ 
ই]. এমনভাবে প্রকাশ, করলেন, যাতে মনে হলো যেন তিনি বলছেন, যে আমার প্রতি এ সূরা (এখনি) নাযিল হয়েছে। 


্ এ ধরনের ঘটনা বহুবার সংঘটিত হয়েছে। আর তাফসীরকলারগণ এ কারণেই কোন কোন আয়াত দু'বার নাযিল 2 


নাধিল হয়েছে বলে মত প্রকাশ করেছেন কোন আয়াতের দ্বিতীয়বার নাযিল হওয়ার আসল অর্থ হলো আয়াতটি ঢু 
৪] মূলত পূর্বে একবার নাযিল হয়েছিল । আর দ্বিতীয়বার কোন বিশেষ ক্ষেত্রে সে আয়াতের প্রতি নবী করীমের [* 
স্ (সঃ) দুষ্টি আকর্ষণ করা হয়েছে মাত্র । এ ধরনের বর্ণনা দ্বারা কোন আয়াত সম্পর্কে তা মক্কী কি মাদানী তার চূড়ান্ত 
দ্য ফয়সালা করা যায় না, আর ঠিক কোন সময় তা অবতীর্ণ হয়েছিল, তা নির্দিষ্ট করে বলার জন্য এ ধরনের বর্ণনা 

2] যথেষ্ট দলিলও হতে পারে না। 


৪] তব বলা যেতে পারে, হযরত আনাসের প্রথমোক্ত বর্ণনা কিছুটা সন্দেহের সৃষ্টি করে । নতুবা সূরা কাওসার-এর 
|| মূল বক্তব্যই অকাট্যভাবে হলে দেয় যে, এ সূরাটি মক্কা শরীফে নাযিল হয়েছে তখন যখন নবী করীম (সঃ) অত্যন্ত 
2] কঠিন ও হতাশাব্যঞ্জক পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন 


্ এর পূর্বে সূরা দোহা ও সূরা আলাম নাশ্রাহৃতে আপনারা দেখেছেন যে, নব্যুয়তের প্রাথমিক পর্যায়ে নবী করীম [: 
3] (সঃ) অত্যন্ত কঠিন বিপদ ও জটিল পরিস্থিতির মধ্যদিয়ে জীবন অতিবাহিত করছিলেন । গোটা জাতিই তার শত্রু (৮ 
[23] হয়ে গিয়েছিল এবং তার সাথে শত্রুতা করার জন্য বদ্ধপরিকর হয়েছিল। সব দিকেই বাধা-প্রতিবন্ধকতা ও [৪ 
9] প্রতিরোধের পাহাড় দূরতিক্রম্য হয়ে দীড়িয়েছিল। যে দিকেই তিনি তাকাতেন সেদিকেই প্রবল বিরোধিতা তাকে 
মর অবরুচ্ধ করে দিয়েছিল । নবী করীম (সঃ) এবং তার মুষ্টিমেয় সংগীসাথী দূরে দূরেও কোন সাফল্যের লক্ষণ দেখতে 


পাচ্ছিলেন না। এরূপ পরিস্থিতিতে নবী করীম (সৈঃ)কে সান্তনা দেয়ার জন্য তার মধ্যে সাহস সৃষ্টির উদ্দেশ্যে 


৪] আল্লাহতা'আলা পর পর কতিপয় আয়াত নাযিল করেন । সূরা 'দোহা*য় এ সময়ই তাকে লক্ষ্য করে বলা হয়েছে ঃ 


পপ লি ৪ ৮ ew UA ee LE 2 I 
ess be Sl টিটি UL fy Sf 
“নিঃসন্দেহে তোমার প্রত্যেকটি পরবর্তী অবস্থা পূর্ববর্তী অবস্থা হইতে ভালো ও মংগলময় হবে এবং শীঘ্রই 
তোমায় খোদা তোমাকে এমন কিছু দিবেন য্যতে তুমি খুশী হয়ে যাবে। সূরা আল ইন্শিরাহতে বলা হয়েছে ঃ 
‘এবং আমি তোমার উল্লেখ ধ্বনি অত্যত্ত উচ্চ করিয়া দিয়াছি।' অর্থাৎ শত্রুরা তো সারাদেশে তোমার দুর্নাম করে 
বেড়ায় কিন্তু আমি তাদের ইচ্ছা.ও চেষ্টার সম্পূর্ণ বিরুদ্ধে তোমার সুনাম-সুখ্যাতি করার ও তোমাকে সঠিক 
প্রসিদ্ধি-পরিচিতি দানের আযোজন করে দিয়েছি, 


এ সূরায় আয়ে! বলা হইয়াছে ঃ f 4 2 কে [ 2 ঠী শপ পি 
-*সত্য কথা এই যে, সংকীর্ণতার সাথে প্রশস্ত আসবে । নিশ্চয়ই সংকীর্ণতার সাথে প্রশস্ততাও আছে ।" 


অর্থাৎ বর্তমান সময়ের কঠিনতা ও বিপদ-আপদ দেখে অস্থির ও উদ্ধিগ্র হয়ো না। এ দুঃখ ও বিপদের সময় 
টু শীঘ্রই শেষ হয়ে যাবে এবং সাফল্য ও সফলতার যুগ অবশ্যই আসবে । 


ঠিক এপ পরিস্থিতিতে সূরা “কাওসার'ও নাযিল হয়েছে। এ সূরা নাযিল করে আল্লাহতা'আলা একদিকে যেমন [৯ 
ই নবী করীম (সঃ)কে সান্ত্বনা দিয়েছেন, সে সংগে অপরদিকে শত্রু পক্ষের চরম ধ্বংস ও বিনাশ হয়ে যাওয়ার | 


১] সুসংবাদও দিয়াছেন । কুরাইশ কাফেররা বলতো, মুহাম্মদ (সঃ) সমগ্র জাতি হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। তার 


ও] এখন নিতান্ত বন্ধু-বান্ধবহীন, অসহায়, নিরুপায় অবস্থা । ইকরামা বর্ণনা করেছেন, হযরত মুহাম্মদ (সঃ) যখন 
টু] নবীরূপে প্রেরিত হলেন এবং তিনি ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন কুরাইশ লোকেরা 
তর বলতে লাগলো । (5০৯ ৮10 ৮০ ০৯৩ ০৭ অৰ্থাৎ মুহাম্মদ (সঃ) স্বজাতি হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে 


৪] পড়েছেন, যেমন কোন গাছের শিকড় কেটে দেয়া হয় এবং কিছুকাল পর তা শুকিয়ে মাটির সাথে মিশে একাকার 
টু হয়ে যাবে বলে মনে করা হয়। তারও ঠিক সে অবস্থাই হয়েছে। মুহাম্মদ ইব্‌নে ইস্হাক বলেন, মক্কার সরদার 


সর আস-ইবৃনে ওয়াইল সহমী'র সামনে কখনো নবী করীমের (সঃ) উল্লেখ হলে সে বলতোঃ ‘ওর কথা আর বলো না। 


ও] ওতো 'আব্তার' (শিকড় কাটা) ব্যক্তি, তার কোন সন্তানই নেই। মরে গেলে পর তীর নাম নেয়ারও কেউ থাকবে 


হজ ER 
and 


টি 
EO 


শু না। শিমর ইবনে 'আতীয়া বলেন, “উকরা ইবৃনে আবু মুআইতও নবী করীম (সঃ) সম্পর্কে এ ধরনের কথা-বার্তাই | 


রি বলতো (ইবনে জরীর) ৷ ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন £ 


পনির তি সি তেরে 


১০৮ সূরা আল কাওসার ১৩১ পারা ৩০ 


হাস্যরস EI A? = = বা. = বা _ ডন বা বো. ০ পপ সু 
280 55857577858 [শত enn জপ লহ ভিলা ৩ ten een আছি by 


মদীনার ইহুদী সরদার' কা*আব ইবনে আশরাফ একবার মক্কায় এলে কুরাইশ সরদাররা তাকে বললো ঃ 
EG 5 4৮502 cs  rallrall fa 115১5 দা 
88510502104 poedlhloS El 

্ -'এ ছেলেটাকে দেখোতো। এ নিজ জাতি হতে বিচ্ছিন্ন হয়ে গেছে? এ নিজেকে আমাদের অপেক্ষা উত্তম মনে | 
দি করে। অথচ আমরাই হজ্জ্ব ওহাজীদের পানি পান করানোর ব্যবস্থাপক" (বায্যার)। এ প্রসংগে ইক্রামার বর্ণনা হলো হি 
শর কুরাইশের লোকেরা নবী করীম (সঃ)কে 4495 ০০ ৮০৯:$| )১৮| বলে অভিহিত করতো । এর অর্থ হলো 
| $ দুর্বল, অসহায়, নিরুপায় ও নিঃসন্তান এবং নিজ জাতি হতে সম্পূর্ণ বিচ্ছিন্ন ব্যক্তি (ইবনে জরীর)। ইবৃনে সাআদ | 
শি] ও ইব্নে আসাকি-এর বর্ণনা হলো হযরত আবদুল্লাহ ইবনে আববাস (রাঃ) বলেছেন, নবী করীমের সেঃ) [ 
চু সন্তানদের মধ্যে সকলের বড় ছিলেন কাসিম (রাঃ) তার ছোট ছিলেন হযরত জয়নাব (রাঃ) তার ছোট ছিলেন [টি 


শি আবদুল্লাহ । এদের পরে পরপর তিনজন কন্যা-উন্মে কুলসুম (রাঃ), ফাতিমা (রাঃ) ও রুকাইয়া (রাঃ) ছিলেন। [ 


ক এদের মধ্যে সর্ব প্রথম হযরত কাসিমের ইন্তেকাল হয়। তার পর হযরত "আবদুল্লাহ ইহকাল ত্যাগ করেন । এ সময় [সি 
৯] আস-ইবনে অয়েল বললো ৪ তার (নবী করীমের) বংশ শেষ হয়ে গেছে। এখন তিনি “আবৃতার' (অর্থাৎ তাহার | 
শিকড় কেটে গেছে)। কোন কোন বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে ‘আস বলেছিল ঃ নাটোর & 

2৩555545555 155 50522254585 51500৩ EE 

-সুহাম্মদ “আবৃতার' । তার স্থলাভিষিক্ত হতে পারে এমন পুত্র সন্তান তার কেউ নেই । তিনি যখন মরে যাবেন, ছু 
তখন তার নাম-চিহ্ন দুনিয়া হতে মুছে যাবে এবং তার কারণে তোমরা যে অসুবিধায় পড়েছ, তা হতে তোমরা মুক্তি হট 
পেতে পারবে’ | . লু 

“আব্দ ইবনে হুমাইদ হযরত ইবনে আব্বাসের (রাঃ) যে বর্ণনা উদ্ধৃত করেছেন, তা" হতে জানা যায়, নবী | 
করীমের (সঃ) পুত্র "আবদুল্লাহর ইন্তেকাল হলে আবু জেহেলও এ ধরনের কথাই বলেছিল। ইবৃনে আবু হাতিম [ঃ 
শিমার ইব্‌নে 'আতীয়া হতে এ বর্ণনা উদ্ধৃত করেছেন-নবী করীমের (সঃ) এ মর্মত্ু্দ দুঃখে উকবা ইব্নে আবু | 
পু মু’'আইত আনন্দের উৎসব করে চরম নীচতার পরিচয় দিয়েছিল । আতা বলেন, নবী করীমের (সঃ) দ্বিতীয় পুত্রের (৮ 
ত্র ইন্তেকাল হলে তার আপন চাচা আবু লাহাব (নবী করীমের ঘরের সংগেই লাগানো ছিল তার ঘর) দৌড়ে | 
গী মুশরিকদের নিকট গেল এবং তাদেরকে সুসংবাদ€) দিয়ে বললো £ 15111 ১০৪ ৮4 আজ রাতে মুহাম্মদ [টি 
(সঃ) পুত্রহীন হয়েছেন' (বা তার শিকড় কেটে গেছে)! ্‌ রর 
_ নবী করীমের সেঃ) এই মর্মবিদারক অবস্থার মধ্যে সূরা কাওসার তীর প্রতি নাযিল হয়। তিনি যেহেতু কেবল | 
মাত্র এক আল্লাহর বন্দেগী ও ইবাদত করতেন ও কাফেরদের মুশরেকী আকীদা ও আচরণকে তিনি স্পষ্ট ও | 


৯] প্রকাশ্যভাবে অস্বীকার করেছিলেন, কেবলমাত্র এ কারণেই সমস্ত কুরাইশ রসূলের (সঃ) শক্র হয়ে যায় । নব্যুয়তের চু: 


পূর্বে সমগ্র জাতির মাঝে তার যে সম্মান ও মর্যাদা ছিল তা কেড়ে নেয়া হয়। তিনি যেন গোটা সমাজে একজন | 
3 পরিত্যক্ত ও আত্মীয়হীন ব্যক্তি হয়ে পড়েছিলেন । তার মুষ্টিমেয় সংগী-সাথীও সম্পূর্ণ অসহায় ও নিরুপায় হয়ে | 
| পড়লেন । চারদিক হতে তাদেরকে বিতাড়িত ও প্রপীড়িত করে তোলা হলো । উপরত্তু নবী করীমের পুত্র একজনের চু: 
পর আর একজনের মৃত্যুতে তার ওপর শোকের পাহাড় ভেঙ্গে পড়লো । এরূপ অবস্থায় আত্মীয়, বন্ধু-বান্ধব, গোত্রের ঃ 
লোক ও পাড়া-প্রতিবেশীদের মনে সহানুভূতি ও আন্তরিকতা জেগে ওঠার পরিবর্তে তারা যেন আনন্দের আতিশয্যে [pe 
| ফেটে পড়লো। যে লোক কেবল আপনজনেই নয়, অনাত্বীয় লোকদের প্রতিও যার পর নেই সহানুভূতিমূলক [9 
৯} আচরণ করেছেন, এমন এক মহান ব্যক্তির প্রতি এরূপ আচরণ তার মন ভেঙ্গে দেয়ার জন্য যথেষ্ট ছিল। এরূপ ৮ 


শু অবস্থায় আল্লাহতা'আলা এক সংক্ষিপ্ত ক্ষদ্রাকায় সূরা নাযিল করে নবী করীম (সঃ)কে একটা বড় সুসংবাদ দিলেন। | 


3] এ ছোট সূরার এক বাক্যে তাকে যে সুসংবাদ দেয়া হয়েছে, অনুরূপ সুসংবাদ দুনিয়ার কোন মানুষকে কোন দিনই | 
] দেয়া হয়নি। সে সংগে এ সিদ্ধান্তও শুনানো হলো যে আপনি শিকড় কাটা নন, প্রকৃত নির্বংশ ও শিকড় কাটা তো | 
আপনার শক্ররা, আপনার বিরুদ্ধবাদীরা । রর 


অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 


dist wm AA FEE rat | পো ঠা 2৫ 
» ( | 2$ কল | ! Cc 
০5 ৮ (6) rd } ৮১ | 


১. (হে নবী!) আমরা তোমাকে ‘কাওসার' দান করেছি ১। 
২. অতএব তুমি তোমার রবের জন্যই নামায পড় এবং কোরবানী দাও । 
৩. তোমার শক্র-ই প্রকৃত শিকড়-কাটা নির্মূল ২। 


a. 
3 
নী 
ধ্ড. 
3 
ডি 
[ ) 
) 
a 
৩ 
a 
(- 
a 
৮ 
৯ 
67 
a 
৯ 
৮1 
a 
3) 
a 
৪ 
3 
০ 
৯ 
ছে 
» 
০? 
ডা 
(>) 
». 
ভট, 
be 
5. 
2. 
7 
> 
চা. 
| Ee 


১। “কাওসার'-এর অর্থ ইহকাল ও পরকালের অগণন কল্যাণ, যার মধ্যে হাশরের দিনের (পুনরুথান দিবসের) 'হাওয [৪ 
কাওসার’ এবং জান্নাতের “নহর কাওসার'ও অন্তর্ভুক্ত ৷ টি 

২। কাফেররা নবী করীম সেঃ)কে এই অর্থে 'আবতার'-“ছিন্রমূল' বলতো যে, তিনি নিজের জাতি থেকে বিচ্ছিন্ন হয়েছেন | 
এবং তার পৃত্র-সন্তানও জীবিত নেই । এ জন্য তারা মনে করতো ভবিষ্যতে দুনিয়াতে তার নাম ও নিশানা থাকবে না৷ | 
এর উত্তরে বলা হয়েছে- তিনি নাম ও নিশানাহীন হবেন না, বরং তার শক্ররাই নামহীন ও নিশ্চিহ্ন হয়ে যাবে 


1067810০551 


8 হা [৫ 


(9 


নামকরণ 
সু প্রথম আয়াত 54791 (42035 এর ১9/5  শব্দটিকেই এর নামরূপে গ্রহণ করা হয়েছে। 


নাযিল হওয়ার সময়-কাল টা 
হযরত “আবদুল্লাহ ইব্নে মাসউদ (রাঃ), হযরত হাসান বসরী ও “ইকরামা বলেন, এ সূরাটি মক্কী । হযরত 2 


| আবদুল্লাহ ইবনে যুবাইর (রাঃ) বলেন, এটা মাদানী সূরা । হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) ও কাতাদাহ হতে | 


(nix nn 


) নি তর আফলাযের নিবট কোন অবান্তর দায়ি পেশ করলে অফিলার সে দাবি সরকারের নিকি খহণযোগয নয় Ps 


দুটো মত উদ্ধৃত হয়েছে। প্রথম মত অনুযায়ী এটা মক্কী এবং দ্বিতীয় মত অনুযায়ী এটা মাদানী । কিন্তু অধিকাংশ | 
UE EL - 

রে নার BEAT SS 7 রঃ 
বিরুদ্ধে কুরাইশদের মুশরিক সমাজ বিরুদ্ধতার প্রচন্ড তুফান সৃষ্টি করেছিল । কিন্তু সে সময়ও কুরাইশ সরদাররা নবী [| 
করীমের (সঃ) ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে যায়নি- তখনো তারা তার সাথে কোন না কোন রকমের সন্ধি-সমঝোতা 
করে নিতে পারবে বলে আশা পোষণ করছিল । এ আশায় তারা বিভিন্ন সময় নবী করীমের (সঃ) নিকট বিভিন্ন & 


প্রকারের সন্ধি প্রস্তাব নিয়ে উপস্থিত হতো । তার মধ্যে কোন একটা প্রস্তাব মেনে নিয়ে তার ও তাদের মধ্যে উদ্ভূত | 


বিবাদ-বিসম্বাদ সহজেই নিঃশেষ হয়ে যাবে, এটাই ছিল তাদের এ চেষ্টা-প্রচেষ্টার মূল লক্ষ্য । এ পর্যায়ে হাদীসের (১ 
বহু বর্ণনা উদ্ধৃত হয়েছে। : 

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ)'র বর্ণনা হলো কুরাইশরা নবী করীম (সঃ)কে বললো £ আমরা | 
আপনাকে এত ধন-সম্পত্তি দেব, যাতে আপনি সর্বাপেক্ষা বড় ধনী ব্যক্তি হয়ে যাবেন, আপনার পছন্দসই যে কোন |ঃ 
মেয়ের সাথে আপনাঁর বিবাহ সম্পনু করে দেব, আমরা আপনার নেতৃত্‌ মেনে আপনার পিছনে চলতে প্রস্তুত ৷ তবে টু 
সে জন্য শর্ত এই যে, আপনি “আমাদের মা'বুদের বিরুদ্ধতা ও তাদের দোষক্রটি বর্ণনা করা হতে বিরত থাকবেন। | 


আমাদের এ প্রস্তাব মেনে নিতে আপনি যদি প্রস্তুত না-ই হন, তাহলে এর বিকল্প প্রস্তাবও আমরা আপনার সামনে |: 


পেশ করছি। এ প্রস্তাব মেনে নিলে আপনার পক্ষেও ভালো, ভালো আমাদের পক্ষেও। নবী করীম (সঃ) জিজ্ঞাসা রঃ 


করলেনঃ ‘তোমাদের সেই বিকল্প প্রশাবটি কি?' তারা এর জবাবে বললোঃ*আপনি এক বছরকাল আমাদের মা'বুদ | 


লাত ও উজ্জা'র এবাদত করবেন, আর এক বৎসরকাল আমরা আপনার ম৷'বুদের উপাসনা করবো ৷' নবী করীম | 
(সঃ) বললেন $ “তোমরা অপেক্ষা কার । এ বিষয়ে আমারআল্লাহর নিকট হতে কি নির্দেশ আসে, আমাকে সর্বপ্রথম 2; 
তাই দেখতে হবে'।* | 


* নবী করীম (সঃ) তাদের এ প্রস্তাবকে কোনক্রপে খৃহণযোগ্য তো দূরের কথা, বিবেচনাযোগ্যও মনে করতেন, তা নয়। | 


তিনি আল্লাহর নিকট হতে এ তার মেনে দয়ার কে কোনাগ জনুমতি সবে মনে করে আল অপেক্ষা বরে ১ 


- মায়াযাল্লাহ এরূপ অর্থও এর নয় । একটি দৃষ্টান্ত দ্বারা রসুলের এ “অপেক্ষা” কর কথার তাৎপর্য বুঝা যেতে পারে। ছু 


জেনেও নিজে স্পষ্ট অস্বীকার করার পরিবর্তে বলে যে, ঠিক আছে, আমি দরখাস্ত উপরে পাঠিয়ে দিচ্ছি সেখান হতে যে উত্তর | 


আসবে তা জানিয়ে দেব। রসূলে করীমের কথা ‘অপেক্ষা কর’ আল্লাহর নিকট হতে কি নির্দেশ আসে দেখা যাক'- ঠিক এ চু 


পর্যায়ের-ই কথা । তাদের 'আবদার গ্রহণযোগ্য নয় জেনেও নবী করীম (সঃ) নিজেই তা অস্বীকার করলেন না, খোদার ওপর £ 
ছেড়ে দিলেন । নিজ্জেই অস্বীকার করলে, কুরাইশদের আবদার চলতে থাকতো | আর খোদা-ই এ দাবি গ্রহণ করেন নি শুনলে 
তারা চিরদিনের জন্যে নিরাশ্‌ হয়ে যাবে । নিজেই অস্বীকার করলে তারা মনে করতো, এ বুঝি তার নিজস্ব ব্যাপার আর | 
আল্লাহর ওপর ছেড়ে দেয়ায় তারা বুঝলেন যে, এব্যাপারে নবী করীমেরও কোন ইখতিয়ার নাই । নবী করীমের এরূপ উত্তরের 2 
মাহাত্ম এখানেই | ঃ 


33281 পার বল, হে কাফেরশগণ! 


(541 VE ১5901) 89451 el wel 22৮6 411 2561 05 EE 

] ‘বল, টির Ln AN OS URE রি 

}| হাতিম তাবরানী) 5 
ইবনে আব্বাস বর্ণিত অপর এক হাদীসে বলা হয়েছে, কুরাইশের লোকেরা নবী করীম (সঃ)কে বললোঃ হে চর 
3] মুহাম্মদ! এসো যদি আমাদের উপাস্য দেবতা মূর্তিগুলোকে চুম্বন কর, তা হলে আমরা তোমার মা'বুদের ইবাদত | 
3] করবো । তখন এই 'কাফিরুণ' সূরাটি নাধিল হয় (আবৃদ্‌ ইবনে হুমাইদ )। হত 
| আবুল বখত্ররীর মুক্ত দাস সঈদ ইবৃনে মাইনা বর্ণনা করেছেন, অলীদ ইবনে মুগীরা,আস ইবৃনে ওয়াইল, চি 
[লু আস্ওয়াদ ইবনে মুত্তালিব ও উমাইয়া ইবনে খালৃফ রসূলে করীমের (সঃ) নিকট এলো এবং বললো, ‘হে মুহাম্মদ! | 
৩] এসো আমরা তোমার মা'বুদের ইবাদত করি, আর তুমি আমাদের মা'বুদের ইবাদত কর। আমরা তোমাকে | 
3] আমাদের সব কাজে শরীক করে নেব । তোমার উপস্থাপিত জিনিস যদি আমাদের নিকট রক্ষিত জিনিসের তুলনায় [ 
উত্তম প্রমাণিত হয়, তাহলে আমরা তোমার জিনিসে শরীক হয়ে যাব এবং তা হতে নিজেদের অংশ গ্রহণ করবো । 

১] পক্ষান্তরে আমাদের জিনিস যদি তোমার উপস্থাপিত জিনিস হতে উত্তম হয়, তাহলে তুমি আমাদের সঙ্গে তাতে |: 
ত্র শরীক হবে এবং তা হতে নিজের অংশগ্রহণ করবে । এর পরই অহী নাযিল হলো ১১/5/1৮2৬ 05 হেব্নে EB: 
জরীর, ইবনে আবু হাতিম, ইব্‌নে হিশামও তার সীরাত গ্রন্তে এ ঘটনার উল্লেখ করেছেন)। = 

) ওহাব ইবৃনে মুনাম্বাহ বর্ণনা করেছেন, কুরাইশরা নবী করীম (সঃ)কে বললোঃ আপনি যদি পছন্দ করেন, | 
তাহলে আমরা এক বছর আপনার দ্বীনে শামিল হবো । আর এক বছর আপনি আমাদের দ্বীনে শরীক হবেন। (আব্দ্‌ ১ 
ইব্নে হুমাইদ, ইবৃনে আবু হাতিম) । 5 


এসব বর্ণনা হতে স্পষ্ট জানতে পারা যায় যে, একবার একই বৈঠকে নয়, বিভিন্ন সময় বিভিন্ন সুযোগে কাফের |: 
কুরাইশরা নবী করীমের সেঃ) নিকট এ ধরনের প্রস্তাবাবলী পেশ করেছিল। এ কারণে এ সম্পর্কে একবার চূড়ান্ত (১ 
কথা বলে দেয়ার প্রয়োজন দেখা দিয়েছিল । নবী করীম (সঃ) দ্বীনের ব্যাপারে ‘কিছু দাও কিছু নাও নীতি অনুযায়ী 
আমল করতে পারেন এবং এ ব্যাপারে তাদের সঙ্গে কিছুমাত্র সন্ধি-ঈঈীমঝোতা করতে প্রস্তুত হতে পারেন- কাফেরদের | 
মনে এ বিষয়ে যে ক্ষীণ আশার আলো জ্বলেছিল, তা চিরতরে নিভিয়ে দেয়া একান্তই অপরিহার্য ছিল৷ এ প্রয়োজন. [নি 
£ রে ইহালা যত রকি হম ই 


ও মূল বক্তব্য ee 

ওপরে বর্ণিত পটভূমির পরিপ্রেক্ষিতে বিবেচনা করলে স্পষ্টরূপে মনে হয়, ধর্মীয় উদারতা বা সহ-অবস্থান নীতি bs 
ঘোষণার উদ্দেশ্যে এ সূরাটি নাযিল হয়নি। এতে এ ধরনের কোন ভাবধারা আদৌ বর্তমান নেই । বর্তমানকালের [৫ 
কিছু কিছু লোক যে এটা হতে এরূপ ভাবধারা প্রকাশ করতে চেষ্টা পেয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ৷ বস্তুত কাফিরদের | 

{| ধর্মমত, তাদের পৃজা-উপাসনা এবং তাদের উপাসা দেব-দেবী হতে সম্পূর্ণ নিঃসম্পর্কতা, অশ্রদ্ধা ও অনমনীয়তার চু 
- [33] চূড়ান্ত ঘোষণা দেয়ার উদ্দেশ্যেই এ সূরাটি নাযিল হয়েছিল। কুফরী ধর্ম ও দ্বীন ইসলাম যে পুরামাত্রায় পরস্পর | 
টন বিরোধী, এ দু'টির কোন একটা দিক দিয়েও পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার যে কোন প্রশ্নই উঠতে পারে না, এ | 
৪] কথাটা তেজন্বী ভাষায় তাদেরকে জানিয়ে দেয়ার অবশ্যকতা ছিল । বর্তমান সূরাটি সেই আবশ্যকতাই পূরণ করেছে |: 
৪] (কাজেই একে বিভিন্ন ধর্মের মাঝে সমঝোতা সৃষ্টির ফর্মুলা পেশকারী সূরা মনে করা সম্পূর্ণরূপে ভূল ধারণা)। এ | 
টু কথাটি যদিও শুরুতে কুরাইশ কাফিরদেরকে সম্বোধন করে তাদের সমঝোতা প্রস্তাবের জবাবস্বরূপ বলা হয়েছিল, [৫ 
টী কিন্তু এর মূল বক্তব্য কেবলমাত্র তাদের পর্যন্তই সীমাবদ্ধ নয় কুরআন মজীদের এ সূরা কিয়ামত পর্যস্তকার সমস্ত 
টন মুসলমানকে এ চিরন্তন শিক্ষা দান করছে যে, কুফর যেখানে যেরূপেই থাকুক না কেন, মুসলমানদেরকে তা হতে |: 
2 ET রি 


যে কাফিরদের সঙ্গে' কোনরূপ নমনীয়তা বা সন্ধি-সযঝোতার আচরণ গ্রহণ করতে পারে না, তা কোনরূপ 
খাতির-উদারতা ও সংকোচ-কুষ্ঠা ব্যতিরেকেই স্পষ্ট ভাষায় বলে ও জানিয়ে দিতে হবে। এ সূরা যাদের আবদারের 


বু জবাবে নাযিল হয়েছেল, ত।রা যখন মরে শেষ হয়ে গিয়েছিল তখনো এই সূরা পড়া হতো। আর এটা নাযিল 


হওয়ার সময় যারা কাফির ও মুশরিক ছিল তারাও মুসলমান হওয়ার পর এই সূরা পাঠ করতো । এই লোকদের 


বর অতীতের গর্ভে বিলীন হয়ে যাওয়ার শত শত বছর পর আজকের মুসলমানরাও এই সূরা পাঠ করছে, কিন্তু এই 
ও] সূরার মূল বক্তব্য নিয়ে না কোন বিতর্কের উদ্ভব হয়েছে কোন দিন, না এ ব্যাপারে কোনরূপ দ্বিধা বা সংকোচ বোধ 
শর করা হয়েছে। কেননা কুফর ও কাফিরী আদর্শ ও রীতি-নীতির প্রতি অসন্তোষ ও তার সঙ্গে চূড়ান্ত নিঃসম্পর্কতা 
3] ঘোষণা করা মুসলমানদের প্রতি ঈমানের শাশ্বত দাবী । কোন ঈমানদার ব্যক্তির পক্ষেই এ দাবী উপেক্ষা করা 


১০ 


12805625882 


র্‌ 
3 
Lo) 
টা 
) 
2 
০ 
a 
0 
৪ 
৬ 
রি 
৪ 
ও 


DD OOOO 


EEE OE A ME) 


৪] ঘুমাবার সময় পড়বো । নবী করীম (সঃ) বললেনঃ ১s ৫2 bs শেষ পর্যন্ত পড়ে ঘুমিয়ে যাও । কেননা 


কিছুতেই সম্ভবপর নয় । 

নবী করীমের (সঃ) দৃষ্টিতে এ সূরার কি গুরুত্ব ছিল নিঙ্নোম্ধত কয়েকটি হাদীস হতেই স্পষ্ট অনুধাবন করা যায়, 
হযরত আবদুল্লাহ ইব্‌নে ওমর (রাঃ) বর্ণনা করেন, আমি বহুবার নবী করীম (সঃ)কে ফযরেব নামাযের পূর্বের ও 
মাগরিবের নামাযের পরের দু'রাকাআত নামাযে ১৪/45/41 (॥2৬ 45 +41 ৯৯ ০) পড়তে দেখেছি। (সামান্য) 
শাব্দিক পার্থক্যের সঙ্গে এ কথাটির বহু বর্ণনা ইমাম আহমদ, তিরমিযী, নাসায়ী, ইব্‌নে মাজাহ, ইবৃনে হাম্বান ও 
ইবৃনে মারদুইয়া হযরত ইব্নে ওমর (রাঃ) হতে উদ্ধৃত করেছেন। 

হযরত খাব্বাব (রাঃ) বলেন, নবী করীম (সঃ) আমাকে বলেছেন, তুমি যখন ঘুমাবার জন্য শয্যায় শায়িত 
হবে, তখন ০১৬এ। wl 9$ পড়বে ৷ স্বয়ং নবী করীমেরও. (সঃ) এই নিয়ম ছিল। তিনি ঘুমাবার জন্য 
বিছানায় শুলে এই সূরাটি পাঠ করতেন (বোযযার, তাবরানী, ইব্নে মারদুইয়া)। 

হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, নবী করীম (সঃ) লোকদেরকে বলেছেন £ "তোমাকে শিরক্‌ হতে বাচাতে 
ও সুরক্ষিত রাখতে পারে এমন বাণী কি আমি তোমাকে বলবো?.... তা এই যে, শোবার কালে 

53/541 {৮৬ 5 পড়বে" আবু ইয়া'লা, তাবরানী)। 
হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম (সঃ) হযরত মা'আয ইবনে জাবাল (রাঃ)কে বললেন £ শোবারকালে 
৬৯/541 4:15 45 পড়বে, কেননা এটা শিরক-এর সঙ্গে নিঃসম্পর্কতা ঘোষণা করে (বায়হাকী) । 

ফরওয়া ইব্‌নে নওফল ও আবদুর রহমান ইব্নে নওফল উভয়ের বর্ণনা হলো, তাদের পিতা নওফল ইব্‌নে 

মু'আবীয়া আল আশজাঈ রসূলে করীম (সঃ)-এর নিকট আবেদন করলেন £ঃ আমাকে এমন কিছু বলে দিন যা আমি 


তর এ হলো শিরক হতে নিঃসম্পর্কতার ঘোষণা (মুসনাদে আহমাদ. আবু দাউদ, তিরমিযী, নাসায়ী, ইবনে আবু শাইবা, 
] হাকেম ইবনে মারদুইয়া, বায়হাকী) । হযরত যাইদ ইব্‌নে হারেসার ভাই হযরত জাবলা ইব্নে হারেসা (রাঃ) এ 
শী ধরনেরই আবেদন নবী করীমের নিকট করেছিলেন এবং তাকেও তিনি এ 'জবাবই দিয়েছিলেন (মুসনাদে আহমাদ, 
শর তাবরানী)। 


মায়া ৮ হা ভারা তা 
DOGG 80 $ 2) OED 


ঢা হাশ্তি-র র্াশ্যাশা শ্হাশ্কাশ্া যা হাশ্ছাস্ছাশ্ছা হাশ্রাশ্াশ্কাশ্যাশ্রশ্াশ্যাশ্যাশ্তস্ফাষ্কাশ্াশ্হাশ্কাশ্াশ্রাশ্নশ্ত তত কাশ্কাশ্কাশ্তি 
aaa e ওঃ তা? এ! প্রঃ প্রচ এ) এ) প্র। আঃ এ) প্রঃ পর) UEC HELE ORC DEE HG EPIC ICL OK DEC OL O H ভ্িও প্র এরও গা শে] 


oo ০৯৪) 2001৮ 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াময় আল্লাহর নামে (শুরু করছি) 


A Y 422924, ৮ ৮০ ৩পসপ্ল Y/N পে 2. 

25 ০০১৩৩ ৩ ও৩তি$০৩0৬ 

এবং তোমরা ইবাদত (তাদের) ইবাদত না কাফেররা হে বল 
কর করি আমি 


যাদের 


১-২। বলে দাওঃ হে কাফেররা ১। আমি সেই রবের ইবাদত করিনা যাদের ইবাদত তোমরা কর। ২ 
] ৩। আর না তোমরা তার ইবাদত কর, যার ইবাদত আমি করি। ৩ 

৪ । আমি তাদের ইবাদত করতে প্রস্তুত নই যাদের ইবাদত তোমরা করেছ। ৪ 

৫ । আর না তোমরা তার ইবাদত করতে প্রস্তুত যার ইবাদত আমি করি। 

৬। তোমাদের জন্য তোমাদের দ্বীন আর আমার জন্য আমার দ্বীন। ৫ 


১। অর্থাৎ হে লোক সকল তোমরা যারা আমার রেসালত (প্রেরিত) ও আণীত আমার শিক্ষাকে মান্য করতে অস্বীকার করছো | (৯৪ 
২। যদিও কাফেররা অন্যান্য উপাস্যের সাথে আল্লাহতা'আলার ইবাদত করতো কিন্তু যেহেতু শেরকের সংগে আল্লাহর a 

আদৌ আল্লাহর ইবাদত বলে:গণ্য হতে পারে না- সে জন্য মুশরিকদের সকল উপাস্যের ইবাদতকে অস্বীকার করা হয়েছে। 
৩। অর্থাৎ যে গুণরাজি সম্পন্ন খোদার ইবাদত আমি করি তোমরা সে শুণ সম্পন্ন খোদার উপাসক নও। রি 
৪। অর্থাৎ এর পূর্বে তোমরা যে সব উপাস্যের উপাসনা করেছো এবং তোমাদের বাপ-দাদারাও করেছে আমি সে সব (১ 

উপাস্যের উপাসক নই । 
৫ অর্থাৎ দ্বীনের ব্যাপারে আমার ও তোমাদের, মধ্যে কোন মিল নেই । আমার পথ পৃথক এবং তোমাদের পথও পৃথক ৷ 


নামকরণ 

প্রথম আয়াত 411] ৭; * ৮ 1১1 এই ০ শব্দটিকে এই সূরার নামরূপে গ্রহণ করা হয়েছে। 

নাধিল হওয়ার সময়-কাল 
= হযরত আবদুল্লাহ ইব্‌নে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেনঃ এটা কুরআন মজীদের সর্বশেষ সূরা ৷ এর পর অন্য ুঁ 
5 কোন পূর্ণাঙ্গ সূরা নবী করীমের প্রতি নাযিল হয়নি* (মুসলিম, নাসায়ী, তাবরানী ইবনে আবু শাইবা, ইবনে 
| মারদুইয়া)। হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রাঃ) বর্ণনা করেছেন, এ সূরাটি বিদায়-হজ্জকালে আইয়ামে | 
ও] তাশরীকের মাঝামাঝি সময়ে মিনাতে নাযিল হয়েছে। এরপর নবী করীম (সঃ) নিজের উক্ত (স্রী উটের) পিঠে Ff 
3] সওয়ার হয়ে তার প্রখ্যাত ভাষণ প্রদান করেন (তিরমিযী, বাজ্জার, বায়হাকী, ইবনে আবু শাইবা, আবদ ইবনে | 
শ্ব হমাইদ, আৰু ইয়ালা, ইবনে মারদুইয়া)। বায়হাকী কিতাবুল হজ্জ-এ হযরত সাররা বিনতে নাবাহানের বর্ণনা 
৪] নবী করীমের সেঃ) সেই প্রখ্যাত ভাষণটি উদ্ধৃত করেছেন £ হযরত সারর! বলেন £ 
- আমি বিদায় হজ্জের সময় নবী করীম (সঃ)কে এ কথা বলতে শুনেছি হে লোকেরা! তোমরা কি জান আজ 
] কোন দিন? লোকেরা বললো, আল্লাহ এবং তার রসূলই বেশী জানেন। বললেন, আজ আইয়ামে তাশরীকের 
মধ্যের দিন। পরে তিনি আবার জিজ্ঞাসা করলেন, তোমরা কি জান এ কোন স্থানঃ লোকেরা বললো, আল্লাহ ও 


চট] তার রসূল বেশী জানেন। বললেন, এটা মশৃয়ারে হারাম । পরে তিনি বললেনঃ আমি জানিনা অতঃপর তোমাদের 


২] সঙ্গে মিলিত হতে পারবো কিনা-্সম্তবত না। সাবধান থেকো তোমাদের রক্ত এবং তোমাদের মান-সম্মান পরস্পরের 
] প্রতি তেমনি হারাম যেমন আজকের এই দিনটি এবং এই স্থানটি- যতদিন না তোমরা তোমাদের আল্লাহর সম্মুখে 


Fe হাযির হবে এবং তিনি তোমাদের নিকট তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন । শুন! এই কথা তোমাদের 


নিকটবর্তী ব্যক্তি যেন দূরবর্তী ব্যক্তি পর্যন্ত পৌছে দেয়। শুন! আমি কি তোমাদের নিকট পৌছে দিয়েছি? অতঃপর 
আমরা যখন মদীনা ফিরে গেলাম তখন বেশী দিন গত না হতেই নবী করীমের ইন্তেকাল হয়ে গেল। 
এ দুটো বর্ণনা-মিলিয়ে পাঠ করলে স্পষ্ট মনে হয়, সূরা 'নাসর' নাযিল হওয়া ও নবী করীমের (সঃ) ইন্তেকাল 
টে হওয়ার মাঝে তিন মাস ও কয়েকদিনের ব্যবধান ছিল । কেননা ইতিহাসের দৃষ্টিতে বিদায় হজ্জের ও নবী করীমের 
ন] ইন্তেকালের মাঝে ঠিক এতটা দিনেরই পার্থক্য ছিল। 

ৃ হযরত ইব্নে আব্বাস (রাঃ) বলেন, এ সূরাটি যখন নাযিল হয়, তখন নবী করীম (সঃ) বললেন আমাকে 
5] আমার ইন্তেকালের সংবাদ দেয়া হয়েছে । আমার আযুক্কাল পূর্ণ হয়ে এসেছে (মুসনাদে আহমদ, ইবনে জরীর, 
ই] তাবরানী, নাসায়ী, ইবনে আবু হাতিম, ইবনে মারদুইয়া)। 


{| * হালীসের বিভিন্ন বর্ণনা হতে জানা ঘায়, এ সূরার পর কতিপয় আয়াত নাযিল হুয়েছে। কিন্তু নবী করীমেয় (সঃ) প্রতি সবশেষে কোন | 

আমা'তটি নাযিল হয়েছে, সে বিষয়ে মতভেদ রয়েছে । বুখারী ও মুসিলম শরীফে হযরত রু-ইবনে আযেব (রাঃ)-এর বর্ণল! উদ্ধৃত | 
হয়েছে । তাতে বলা হয়েছে নবী করীমের (সঃ) প্রতি সবশেষে অবতীর্ণ আয়াতটি হলো 241 5 ৮৮44 Ul 35 ৮৯০০০ 
ইমাম বুখারী হযরত ইবনে আব্বাসের (রাঃ) একটা কথা উদ্ধৃত করেছেন । তিনি বলেন, যে দ্বারা সুদ হারাম করা হয়েছে, 
তা-ই হলো কুরআনের সর্বশেষ আয়াত । ইমাম আহমদ, ইবনে মাজাহ ও ইবনে মারদুইয়া হযরত ওমর (রাঃ) হতে যে ক'টি হাদীস 
উদ্ধৃত করেছেন, তা হতেও এ কথার সমর্থন পাওয়া যায়। কিন্তু এ সব বর্ণনায় তাকে সবশেষে অবভীর্গ আয়াত বলা হয়নি বরং 
হযরত ওমরের কথা হলো এই যে, এটা সবশেষে অৰতীর্ণ জায়াতসমূহের মধ্যে একটি । আবু উবাইশ তার “ফাযা-এলুল কুরআন" 
গ্রন্থে ইমাম ধুহরীর এবং ইবনে জরীর তার তফলীরে হযরত সাঈদ ইবনুল মু ইয়েবের উক্তি উদ্ধৃত করেছেন যে, সূদের আয়াত ও | 
সূরা বাকারার ৩৮-৩৯ নম্বর রুকু আয়াত সবশেষে নাযিল হয়েছে । নাসায়ী, ইবনে ও ইবনে জরীর হযরত আবদুল্লাহ [[ 
ইবনে আব্বাসের (রাঃ) অপর একটা উক্তি উদ্ধৃত করেছেন। তা হলো +5 9৯৮ ৬৫ ৯৪ সূরা বাকারার ২৮১ নম্বর 
আয়াতটি কুরআনের সব শেষ আয়াত । আল-ফিরয়াবী ভার তাফসীর গ্রন্থে ইবনে আব্বাসের (রাঃ) যে উক্তি উদ্ধৃত করেছেন, তাতে 
আরো বলা হয়েছে যে, এ আয়াতটি নবী করীমের (সঃ) ইন্তেকালের ৮১ দিন পূর্বে নাবিল হয়েছিল । আর ইবনে আবু হাতিম সাঈদ 
ইবনে জুবাইয়ের (রাঃ) যে উক্তি উদ্ধৃত করেছেন, তাতে বলা হয়েছে যে, নবী করীযের (সঃ) মৃত্যু ও এ আয়াতটির নাযিল হওয়ার 
মাঝে ৯ দিনের ব্যবধান । ইমায় আহমদের মুসনাদ ও হাকেমের আল-সুস্তানরাক গ্রন্থে হযরত উবাই ইবনে কা'অবের বর্ণনা হলো 
সূরা তওবার ১২৮, ১২৯ নম্বর আয়াত সবঢশযে অবতীর্ণ হয়েছে। 2 


লন ) বলেন, এ সূরাটি যখন নাযিল হয়, লি 
£ এ বছর আমার ইন্তেকাল হবে । এ কথা শুনে হযরত ফাতিমা (রাঃ) কেঁদে উঠলেন । তা দেখে তিনি বললেনঃ 
আমার বংশধরদের মধ্যে তুমিই সর্বপ্রথম আমার সঙ্গে মিলিত হবে। এ কথা শুনে তিনি (হযরত ফাতিমা) হেসে 


3] উঠলেন (ইবনে আবু হাতিম, ইবনে মারদুইয়া)। বায়হাকী প্রায় এ ধরনের কথাই হযরত ইবনে আব্বাস (রাঃ) 
5] হতে উদ্ধৃত করেছেন। 


হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, হযরত ওমর (রাঃ) বদর যুদ্ধে অংশগ্রহণকারী বড় বড়,বয়ঙ্ক সম্মানিত 
লোকদের সংগে অনুষ্ঠিত বৈঠকে আমাকেও ডাকতেন । কারো কারো নিকট এ অসহ্য হলো। তারা বললেন £ 
আমাদের ছেলেরাও তো এ ছেলের মতই, তাহলে একে বিশেষভাবে আমাদের মজলিসে শরীক করা হয় কেন? 
(ইমাম বুখারী ও ইবনে জরীর স্পষ্ট ভাষায় বলেছেন যে, এ কথাটি হযরত আবদুর রহমান ইবনে আউফ (রাঃ) 


9] বলেছিলেন)। উত্তরে হযরত ওমর (রাঃ) বললেন ইলমের দিক দিয়ে এর যোগ্যতা-মর্ধাদা তো আপনারা জানেন 


0০0৬৫8400৮8 25 টস a) 


8785 


পরে তিনি একদিন বদর যুদ্ধে শরীক বয়স্ক লোকদেরকে ডাকলেন । আমাকেও তাদের সংগে উপস্থিত থাকতে | 
বললেন । আমি বুঝলাম, তাদের মজলিসে আমাকে কেন শরীক করা হয়, তা দেখাবার জন্যই আজ আমাকে ডাকা [৪ 
হয়েছে। কথা-বার্তা চলাকালে হযরত ওমর (রাঃ) বদর যুদ্ধে শরীক বয়স্ক লোকদের জিজ্ঞাসা করলেন £ ট 
আপনারা 1, 431০১ 151 সম্পর্কে কি বলেন? কেউ বললেন, যখন আল্লাহর মদদ স্থাসবে ও 
আমাদের বিজয় লাভ হবে তখন আমরা আল্লাহর হামদ করবো ও তার নিকট ইসতেগফার করবো- এ সূরায় এ | 
নির্দেশই আমাদেরকে দেয়া হয়েছে'। অন্য একজন বললেন এর অর্থ শহর, নগর ও দুর্গসমূহ জয় করা । অন্যরা 
চুপচাপ থাকলেন। অতঃপর হযরত ওমর (রাঃ) বললেনঃ ইবনে আব্বাস! তোমারও কি এ মতঃ'আমি বললাম না। | 
তিনি বললেন তাহলে তোমার কি মন্তব্য বল? আমি বললাম, এর অর্থ ঃ নবী করীমের মহাপ্ায়ণ। এ সূরায় নবী 
করীম (সঃ)কে সংবাদ দেয়া হয়েছে যে, আল্লাহর সাহায্য আসলে ও বিজয় লাভ হলে তা হতে বুঝা যাবে .যে, নবী 
করীমের আয়ুস্কাল পূর্ণ হয়ে এসেছে । অতঃপর তিনি যেন আল্লাহর হামদ ও ইসতিগফার করেন। এ কথা শুনে 
হযরত ওমর (রাঃ) বললেনঃ তুমি যা বললে আমিও এছাড়া অন্য কিছু জানি না। অপর একটা বর্ণনায় একটু বেশী 
কথা এ আছে যে, হযরত ওমর (রাঃ) বদর যুদ্ধে শরীক হওয়া বয়ঃবৃদ্ধ লোকদেরকে বললেন এ বালককে এ 
মজলিসে শরীক করার আসল কারণ তো আপনারা নিজেরাই দেখলেন । তা হলে এ জন্য আমাকে আপনারা কি 
করে তিরস্কার করতে পারেন (বুখারী, 'মুসনাদে আহমদ, তিরমিযী, ইবৃনে জরীর, ইব্‌নে মারদুইয়া, বাগতী, 


বায়হাকী, ইবনুল মুনযির)? 
বিষয়বস্তু ও মূল 


উপরোক্ত বর্ণনাসমূহ হতে যেমন জানা গেল, বরাত 
দিয়েছিলেন যে, আরব+দেশে ইসলামের বিজয় যখন সম্পূর্ণতা লাভ করবে এবং লোকেরা আল্লাহর দ্বীনে দলে দলে 
প্রবেশ করতে শুরু করবে, তখন স্পষ্টভাবে বুঝা যাবে যে, ঠিক যে উদ্দেশ্যে নবী করীম (সঃ)কে দুনিয়ায় পাঠানো &ঃ 
হয়েছিল তা পরিপূর্ণ হয়ে গেছে। এরপর তাকে নির্দেশ দেয়া হয়েছে যে, তিনি যেন আল্লাহর হামদ ও তার 
তসবীহ করতে নিমগ্ন হন। কেননা তার অনুগ্রহেই তো তিনি এত বড় কাজ সুসম্পন্ন করতে সফল ও সক্ষম 
হয়েছেন। তিনি যেন আল্লাহর নিকট দো'আ করেন যে, অর্পিত দায়িত্ব পালনে যে ভূল-ক্রটি কিংবা তার দুর্বলতা 
দ্বারা হয়ে থাকবে, তা যেন তিনি মা'আফ করে দেন। একজন নবী ও দুনিয়ার একজন সাধারণ জননেতার মাঝে [১ 
যে কত বড় পার্থক্য থাকে, তা উক্ত ব্যাপারটি বিবেচনা করলেই স্পষ্টভাবে বুঝতে পারা যায়। দুনিয়ার কোন | 
জননেতা যদি তার জীবনের চরম লক্ষ্য যে মহা বিপ্লব সৃষ্টি তা বাস্তবায়িত করতে নিজের জীবনেই সফল ও সক্ষম | 

হয়, তাহলে সে জন্য ব্যাপক উৎসবের অনুষ্ঠান করে । আর তার নিজের কৃতিত্ব প্রকাশের ও স্বীয় যোগ্যতার গৌরব 
প্রচারের এটাই হয় অপূর্ব সুযোগ। কিন্তু আল্লাহর নবীর ব্যাপার সম্পূর্ণ ভিন্নতর ৷ তিনি মাত্র তেইশ বছরের এক 
সংক্ষিপ্ত সময়ে একটা গোটা জাতির আকীদা-বিশ্বাস: চিন্তাধারা, দৃষ্টিকোণ-দৃষ্টিতংগি, অভ্যাস-স্বভাব, নৈতিকতা, 


সাধন করলেন । মুর্খতা ও বর্বরতায় নিমজ্জিত একটা জাতিকে জাগ্রত করে তিনি এতখানি যোগ্য বানিয়ে দিলেন 
যে, তারা দুনিয়াকে জয় করলো এবং বিশ্বজাতিসমূহের অবিসংবাদিত নেতা হয়ে বসলো । কিন্তু যে-নবীর (সঃ) | 
দ্বারা এত বিরাট বিপ্রুব সাধিত হওয়ার পর তাকে উৎসক উদযাপনের নয়, আল্লাহর হামদ ও তসবীহ করার এবং [ও 
তার নিকট মাগফিরাতের জন্য দো'আ করার নির্দেশ দেয়া হয়। আর তিনি পূর্ণ বিনয়-ন্ম্রতার সঙ্গে এ নির্দেশ নি 
পালনে মনোযোগ দেন। 
হযরত আয়েশা (রাঃ) বলেন, নবী করীম (সঃ) তার ইন্তেকালের পূর্বে এ দো'আ খুব বেশী করে পড়তেন ঃ 


এ ০৮ 25০ ৬০০ 20 ০০০ 
অপর একটা বর্ণনা অনুযায়ী দো'আটি ছিল এইঃ রা 
al ০950 2101 ১55] ১০০৭০ aD 2০ 

নামি নিবেদন করলাম, "হে রসুলুল্লাহ! আপনি এখন এ কি সব কথা পড়তে শুরু করেছেন? তিনি বললেন £ 
আমার জন্য একটি নিদর্শন ঠিক করে দেয়া হয়েছে, আমি যখনি তা দেখব, তখনি যেন আমি এ কথাগুলো বলি, 
এই নির্দেশ দেয়া হয়েছে আর সে নিদর্শন হলোঃ Yb 441 ৮০০ cb Bl (মুসনাদে আহমদ, মুসলিম, 
ইবনে জরীর, ইবনুল মুনযির, ইবনে মারদুইয়া)। অনুরূপ অন্য কয়েকটি বর্ণনায় উদ্ধৃত হয়েছে, হযরত আয়েশা(রাঃ) 
কলেছেন নবী করীম সেঃ) রুকু ও সিজদায় খুব বেশী করে এ দো'আ পড়তেন 4৯, | ৬০০ 
এটাই ছিল কুরআনের (সূরা নাসর-এর)ব্যাধ্যা । নবী করীম (সঃ) নিজেই এ ব্যাখ্যা দিয়েছিলেন (বুখারী মুসলিম, 
আবুদাযুদ, নাসায়ী, ইবনে মাজাহ্‌ ও ইবনে জরীর)। I টু 

হযরত উম্মে সালমা (রাঃ) বলেন $ নবী করীমের (সঃ) পবিত্র মুখে তার জীবনের শেষভাগে উঠতে-বসতে ও | 
যেতে-আসতে এ দো'আই সব সময় উচ্চাতির হতো £ ১০০০৫ 541] 0৮৩ আমি একদিন জিজ্ঞাসা 
ক্ষরলাম, হে রসূলুল্লাহ! আপনি প্রায়ই এ কথাগুলো কেন বলতে থাকেন? তিনি বললেন, আমাকে এটা করার | 
নির্দেশ দেয়! হয়েছে । অতঃপর তিনি এ সূরাটি পড়লেন (ইরনে জরীর)। রি 

হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বর্ণনা করেছেন, এ সূরাটি যখন নাযিল হলে! তখন নবী করীম (সঃ) 
খুব বেশী করে এ দো'আ পাঠ করতে লাগলেন £ 
EL dA ০401 ০০০১ 0০ ৫৫০০ dA MAU 4৮০৭১৮01৫০০ 
| 29821 ০01 1 
'_ (ইবনে জরীর, মুস্নাদে আহমদ, ইবৃনে আবু হাতিম) ৷ হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, এ সূরাটি নাযিল 
“হওয়ার পর নবী করীম (সঃ) পরকালের জন্য শ্রম-মেহনত ও সাধনা করার কাজে এত বেশী মগ্ন হয়ে পড়লেন যে, 
পূর্বে সেরূপ কখনো হয়নি (নাসায়ী, তাবরানী, ইবনে আবু হাতিম, ইবনে মারদুইয়া)। 


/৪০০০০৪৮৪/৮০২/২৬০০২০০০৪৬০০১০০৪৪০০৪পবেত০৪০২০০০০৫৪০০০০ত্রশ্হিন 


0০০৪7878707) 


(0 Hn oH 


867) 
(+) ) 


৯০ 
রর 
ন্‌ 
#5 
5 
(- 
ডা 
a 
K 
ন) 


সস 
ane 


22. তত 2 27/22 
Lie yds (1৩) 


নাসর সূরা 


Oz ৩৯) DSS 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


রণ (৫ পাঠা ৫৮১৫২) ৩ ৬ 24 
Lr 5 2 822) 4h 22 


লোকদেরকে তুমি এবং বিজয় ও আল্লাহর সাহায্য 
দেখবে 


whl রা 


১. যখন ৯ আল্লাহর সাহায্য আসবে ও বিজয় লাভ হবে 

২. আর (হে নবী!) তুমি দেখতে পাবে যে, লোকেরা দলে দলে আল্লাহর দ্বীনে দাখিল হচ্ছে, 

৩. তখন তুমি তোমার রবের হাম্দ্‌ সহকারে তার তসবীহ কর এবং তার নিকট ক্ষমার জন্য প্রার্থনা কর২। 
নিঃসন্দেহে তিনি বড়ই তওবা গ্রহণকারী 


তু ১। প্রামাণিক বর্ণনা অনুসারে এ হচ্ছে কুরআনের সর্বশেষ সূরা । নবী করীমের (সঃ) মৃত্যুর প্রায় তিন মাস পূর্বে এই [: 


সূরা অবতীর্ণ হয়। এরপরু কোন কোন আয়াত অবতীর্ণ হয়েছে বটে, কিন্তু কোন পূর্ণ সূরা অৰতীৰ্ণ হয়নি । 


্‌ ২। হাদীস-সূত্রে জানা যায়- এই সূরা অবতীর্ণ হওয়ার পর নবী করীম (সঃ) নিজের শেষ দিনগুলোতে খুবই 


অধিক পরিমাণে আল্লাহর পবিত্রতা ও গুণকীর্তন, তসবীহ ও হামদ্‌ তার নিকট ক্ষমা প্রার্থনা (এসতেগফার) 


প্রথম আয়াতের ৬) শব্দটিকে এর নামরপে নির্দিষ্ট করা হয়েছে। 

নাযিল হওয়ার সময়-কাল 
তু এ সূরাটি যে মক্কায় অবতীর্ণ, এ বিষয়ে তফসীরকারদের মধ্যে কোন মত-পার্থক্য নেই কিন্তু মক্কী জীবনের 
৪] বিভিন্ন অধ্যায়ের মধ্যে এটা ঠিক কোন্‌ অধ্যায়ে, কোন্‌ পর্যায়ে নাযিল হয়েছিল তা নির্দিষ্ট করে বলা কঠিন । তবে 
তরু নবী করীম (সঃ) এবং তার ইসলামী দাওয়াত ও আন্দোলনের ব্যাপারে আবু লাহাবের যে ভূমিকা ছিল, সে দৃষ্টিতে | 
৪ অনুমান করা যায় যে, যে সময় নবী করীমের (সঃ) বিরুদ্ধতা ও শত্রুতায় সে সীমা অতিক্রম করে গিয়েছিল এবং |p 
5] তার আচরণ ইসলামের পথে একটা বড় প্রতিবন্ধক হয়ে দাড়িয়েছিল, ঠিক সে সময়েই এ সূরাটি নাযিল হয়ে 
সণ] থাকবে এও সম্ভব যে, কুরাইশের লোকেরা যখন নবী করীম (সঃ) এবং তার গোটা বংশ-পরিবারের সঙ্গে সমস্ত 
শি সম্পর্ক ছিত্র করে তাদেরকে আবু তালিব গুহায় অবরুদ্ধ করে দিয়েছিল এবং একমাত্র আবু লাহাবই এমন ব্যক্তি [ 
৪] ছিল যে নিজের বংশ-পরিবারের লোকদের সংস্পর্শ পরিহার করে দুশমনদের পক্ষ সমর্থন করেছিল । এ সূরাটি সে 
ও] সময় নাযিল হয়ে থাকবে । এ আমাদের অনুমান এবং এ অনুমানের একটা বলিষ্ঠ ভিত্তি রয়েছে । আবু লাহাব নবী 
|] করীমের (সঃ) আপন চাচা ছিল।নিজেই ভ্রাতুম্পুত্রের সঙ্গে প্রকাশ্য শক্রতায় অবতীর্ণ হবে এবং তার সীমা 
অতিক্রমকারী আচরণ জনসাধারণের চোখে প্রকট হয়ে উঠবে এরূপ অবস্থা সৃষ্টির পূর্বেই এ সূরাটি নাযিল হলে 
ভাইপোর মুখে চাচার বিরুদ্ধে এরূপ উক্তি শুনতে পেলে লোকেরা নৈতিকতার দিক দিয়ে একে খুবই অবাঞ্ছিত ও 


অশোভন. বলে*দোষারোপ করতো । মূল ৰি 


রা ৪ কত লিল কাতার 
“যদিও মন্কা-মদীনা উভয় স্থানেই ইসলাম ও নবী করীমের সঙ্গে শক্রতায় আবু লাহাব হতেও অধিক অগ্রসর অনেক | 
লোক বর্তমান ছিল, কিন্তু তাদের মধ্যে কারো নাম নিয়ে কুরআনে তার দোয়প বলা হয়নি ৷ তাই প্রশ্ন জাগে, কোন্‌ ২ 
বিশেষ কারণে কুরআনে এ ব্যক্তির নাম. তুলে তার দোষের কথা বলা হলোঃ এ প্রশ্নের জবাব পাওয়ার জন্য 
তদানীন্তন আরব সমাজকে বুঝতে এবং সে সমাজে আবু লাহাবের ভূমিকার কথা স্পষ্ট করে জানতে হবে । 
-প্রাচীনকালের সমগ্র আরব ভূমির সর্বত্র ব্যাপক অশান্তি, উচ্ছংখলতা, লুটতরাজ, মারামারি ও চরম অরাজকতা |, 
বিরাজিত ছিল। নিজের বংশ-পরিবার ও রক্ত-সম্পর্কের আত্মীয়-স্বজনের প্রত্যক্ষ সাহায্য ও সহযোগিতা ব্যতীত সে Ff 
সমাজে কোন ব্যক্তির পক্ষে নিজের জান-মাল ও মান-মর্যাদা রক্ষা করা আদৌ সম্ভবপর ছিল না। শত শত বছর 
পর্যন্ত এ অবস্থাই চলছিল। এ কারণে আরব সমাজের নৈতিক মূল্যমানে নিকটাত্মীয় লোকদের সাথে ভালো আচরণ 


ও সদ্যবহারের সম্পর্ক অত্যন্ত বেশি গুরুত্ব লাভ করেছিল । এ সম্পর্ক ছিন্ন করা তার যথাযথ মর্যাদা রক্ষা না করা ও 


তার হক আদায় না করা সে সমাজে বহু বড় পাপ বলে মনে করা হতো । নবী করীম (সঃ) যখন ইসলামের 
দাওয়াতী কাজ শুরু করলেন তখন কুরাইশদের অপরাপর বংশ-পরিবার এবং তাদের সরদাররা তার তীব্র বিরুদ্ধতা 


22] করতে শুরু করলেও বনী হাসিম “ও বনু মুত্তালিব হোসিমের ভাই মুস্তালিবের বংশধররা) নবী করীমের কেবল যে 
শি বিরুদ্ধতাই করেনি তাই নয় তারা প্রকাশ্যভাবে তাকে সমর্থন জানাচ্ছিল অথচ, তাদের অনেকে তখনো তীর 


হি নবুয্্যতের প্রতি ঈমানও আনেনি। বস্তুত এর মূলে আরবের সেই শতাব্দীকালের 'আত্মীয়-স্বজনদের প্রতি সহানুভূতি 
পু দেখানো, তাদের অধিকার বুঝে দেয়ার" এতিহ্যের বলিষ্ঠ প্রভাবই বর্তমান ছিল। কুরাইশের অপরাপর 
সর বংশ-পরিবারের লোকেরাও নবী করীমের সেঃ) প্রতি তার রক্তসম্পর্কের লোকদের এ সমর্থন জানানোকে আরবের 

৪] নৈতিক প্রতিহ্যেব সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যশীল মনে করছিল । এ কারণে বনুহাসিধ ও বনু মুক্তালিবকে একজন [| 
না Ee ee OT SE SEE হু 


দোষারোপ করেনি। তারা এ কথা খুব ভালোভাবে জানতো ও মানতো যে, এ লোকেরা নিজেদের বংশ-পরিবারের 


পন এক ব্যক্তিকে কোন অবস্থায়ই তার শত্রুদের হাতে সঁপে দিতে পারে না এবং তাদের স্ববংশজাত ব্যক্তির 
 পৃষ্ঠপোষকর্তা করা কুরাইশ ও আরব সকলের দৃষ্টিতেই একটা-অতীব স্বাভাবিক ব্যাপার ছিল । রর 
এ নৈতিক আদর্শকে জাহেলিয়াতের যামানার আরবের লোকেরাও খুবই সম্মানার্হ ও অবশ্য পালনীয় মনে | 
করতো । কিন্তু সে সমাজের একটি মাত্র লোক ইসলামের শত্রুতা করতে গিয়ে এ আদর্শ লংঘন করে বসলো । এ | 
] লোকটি ছিল আবদুল মুস্তালিবের পুত্র আবু লাহাব ৷ সে ছিল নবী করীমের (সঃ) আপন চাচা । তার পিতা ও এ 
ত্র লোকটি একই পিতার পুত্র । আরবে তখন চাচাকে পিতার সমান শ্রদ্ধেয় ও সশ্মানর্থ মনে করা হতো । বিশেষত | 
এটাই ছিল একমাত্র আশা-ভরসা । কিন্তু এ ব্যক্তি ইসলামের শক্রতা ও কুফর প্রীতির দরুন আরব সমাজের এ 
দু চিরন্তন রীতি লংঘন করতেও কিছুমাত্র কুঠ্ঠিত হলো না। | 
; মুহাদ্দীসগণ বিভিন্ন সনদসূত্রে হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে একটা হাদীস উদ্ধৃত করেছেন। নবী 
করীমকে (সঃ) যখন ইসলামের প্রকাশ্য দাওয়াত দেয়ার কাজ শুরু করার নির্দেশ দেয়া হলো এবং আপনি আপনার |p 
23] নিকটতম আত্মীয়স্বজনকে আল্লাহর আযাব সম্পর্কে সর্বপ্রথম ভয় দেখান ও সতর্ক করুন বলে কুরআন মজীদে | 
| হিদায়াত নাযিল হলো, তখন একদিন সকাল বেলা নবী করীম (সঃ) ‘সাফা’ পর্বতের চূড়ায় উঠে উচ্চকঠে চিৎকার 
ন করে বললেনঃ ‘হায় সকাল বেলার বিপদ'! তদানীন্তন আরবে যদি কেউ অতি প্রত্যুষে কোন শক্রকে নিজের 
কবীলার ওপর আক্রমণ চালাবারু জন্য আসতে দেখতে পেতো, তাহলে সে পাহাড়ের উপর উঠে এরূপ চীৎকার 
করতে থাকতো । এ ছিল তখনকার সময়ের আরবের সাধারণ নিয়ম। নবী করীমের (সঃ) এ চীৎকার শুনে 
লোকেরা পরস্পরকে জিজ্ঞাসা করলো কে চীৎকার করছে? বলা হো মুহাম্মদ (সঃ) ৷ তখন কুরাইশের সব বংশের 
লোকেরা দৌড়ে তার নিকটে এসে উপস্থিত হলো।যে নিজে আসতে পারলো সে নিজেই এলো আর যার নিজের 
আসা সম্ভব হলো না সে কাউকে পাঠিয়ে দিলো বৃত্তান্ত জানবার জন্য । সব লোক যখন সমবেত হলো তখন নবী 


33] করীম (সঃ) এক এক বংশের নাম ধরে ডেকে বললেন £ হে বনু হাসিম, হে বনু আবদুল মুত্তালিব. হে বনু ফহর, অমুক 


প্র বংশ, হে অমুক বংশ! আমি যদি তোমাদেরকে বলি এ পাহাড়ের ওধারে এক শক্রবাহিনী তোমাদের ওপর আক্রমণ 
চালাবার জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? লোকেরা সমস্বরে বলে উঠলো 
‘অবশ্যই, তোমার ক্লাছে তো আমরা কখনো মিথ্যা কথা শুনতে পাইনি? তখন নবী করীম (সঃ) ঘোষণা করলেন 


আমি তোমাদেরকে সাবধান করছিঃ সম্মুখে. এক কঠিনতম 'আযাব আসছে । এ কথা শুনার সংগে সংগে এবং অন্য চুঁ 


কারো কিছু বলার পূর্বেই নবী করীমের আপন চাচা আবু লাহাব বলে উঠলোঃ 7 (২৯৮ lip * LS 
‘তোমার সর্বনাশ হোক! এ কথা বলবার জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করছো”? 

একটা বর্ণনায় আরও উল্লেখ আছে, নবী করীমের প্রতি নিক্ষেপ করার উদ্দেশ্যে আবু লাহাব একটা পাথরও 
l ইবনে যায়িদ বর্ণনা করেছেন, আবু লাহাব নবী করীম (সঃ)কে একদিন জিজ্ঞাসা করলো, আমি যদি তোমার 
3 প্রচারিত দ্বীন কবুল করি তাহলে আমি কি পাব? উত্তরে নবী করীম (সঃ) বললেনঃ সব ঈমানদার লোক যা পাবে, 
ত্র আপনিও তাই পাবেন। সে বললো, আমার জন্য বাড়তি মর্যাদা কিছু হবে না? নবী করীম (সঃ) বললেনঃ আপনি 
} আর কি চান? তখন সে বললোঃ ~ 


Ge Np 2 65 UF nll 
‘এ দ্বীনের সর্বনাশ হোক, যাতে আমি অন্যান্য লোকের সঙ্গে সমান হয়ে যাব, (ইবনে জরীর) 


. মক্কায় আবু লাহাব নবী করীমের (সঃ) নিকটতম প্রতিবেশী ছিল । একটা দেয়ালের মধ্যেই উভয়ের বসতবাটি 
ছিল। তা ছাড়া হাকাম ইবনে আস (যারওয়ানের পিতা), উকবা ইবনে আৰু মু'আয়াত, আদী ইবৃনে হামরা ও 


্ জি 7 ক% ৪1০87 Se hE BS রঃ 
ঃ ফেলতো ম্ঘরের আংগিনায় রান্না হতে থাকাকালে হাঁড়ির ওপর ময়লা নিক্ষেপ করতো । নবী করীম (সঃ) বাইরে | 


প্র এসে তাদের বলতেন হে বনু আবদে মনাফ! তোমরা তো আমার পাড়া-প্রতিবেশী লোক, কিন্তু তোমাদের এ | 


নী ব্যাবহারটা কি রকম? আবু লাহাবের স্ত্রী রাতের বেলা নবী করীমের (সঃ) দরজার সামনে কীটাযুক্ত আগাছা ফেলে | 
টি রাখতো । এ ছিল তার নিত্যকার অভ্যাস। তার উদ্দেশ্য ছিল, সকালবেলা ঘরের বাইরে আসার সময় তার বা তার | 
পর সন্তানাদির পায়ে যেন কাটা বিদ্ধ হয় ও কষ্ট পায় (বায়হাকী, ইবনে আবু হাতিম, ইবনে জরীর, ইবনে আসাকির, | 
রে ইবনে হিশাম)। : :: 
5 নবুয়াত লাভের পূর্বে নী কমের (সঃ) দুই মেয়ে আবু লাহাবের উতবা ও ভাইবা নামক দুই ছেলের সঙ্গ : 
৪] বিয়ে দেয়া হয়েছিল। নবুয়্যতের পর নবী করীম (সঃ) যখন সকলকে ইসলাম গ্রহণের আহ্বান জানাতে শুরু 
টু] করলেন, তখন আবু লাহাব তার দুই ছেলেকে বললো তোমাদের সঙ্গে আমার মেলামেশা হারাম যদি তোমরা | 
রি মুহাম্মদের (সঃ) মেয়ে দুটোকে তালাক না দাও। ফলে উভয়ই তালাক দিয়ে দিল। উতাইবা মূর্খতা ও বর্বরতার 5 
॥] সীমা লয়ংঘন করে গেল। একদা সে নবী করীমের সামনে এসে বললোঃ 'আমি 5৯ 3০৭! এবং |: 
5 918 ৬১ এ] কে অস্বীকার করি।' এ বলে নবী করীমের (সঃ) প্রতি থু থু প করলো-যদিও 2 
গর তা তীর গায়ে লাগেনি । নবী করীম (সঃ) বললেনঃ হে আল্লাহ! তার উপর তোমার কুকুরগুলোর মধ্য হতে একটা ছু 


: কুকর লেলিয়ে দাও। এরপর উতাইবা তার পিতার সাথে সিরীয়া সফরে যাত্রা করে। সফরকালে একটা স্থানে [| 


রী কাফিলা রাত কাটানোর উদ্দেশ্যে অবস্থান করলো । এখানকার স্থানীয় লোকেরা বললো, সাবধান থাকবে । এখানে £ 


নু রাতে হিংস জন্তু এসে থাকে । আবু লাহাব সংগের কুরাইশ লোকদেরকে বললো তোমরা আমার ছেলেটির জীবন রা 


রী রক্ষার ব্যবস্থা কর। মুহাম্মদের (সঃ) বদদোয়াকে আমি বড় ভয় করি ৮ কাফিলার লোকেরা উতাইবার চার পাশে :: 
টন উট শুইয়ে দিল এবং সকলে ঘুমে অচেতন হয়ে পড়লো ৷ গভীর রাতে একটি বাঘ উটের বেষ্টনি ভেদ করে ভিতরে |ুঃ 


[3] প্রবেশ করলো ও উতাইবাকে ছিন্রভিন্ন করে খেয়ে গেল (আল ইস্তিআরে ইবনে আবদুলবার, আল-ইসাবা-ইবনে | 


চি] হাজার, দালায়েলুনুবুয়্যত আবুনয়ম ইসফাহানী, রওযুল উদুফ-সুহায়লী বর্ণনাসমূহে কিছুটা পার্থক্য আছে)। কোন চু 
টু কোন বর্ণনাকারীর. মতে তালাক সংক্রান্ত ঘটনা নবুয়্যতের পরে সংঘটিত হয়। আবার কারো মতে তা হয় 
] তাব্বাতইয়াদা- নাযিল হওয়ার পর। থুথু নিক্ষেপকারী উতবা ছিল না উতাইবা এ ব্যাপারেও কিছুটা মতপার্থক্য | 
শু] আছে। তবে উতবা যেহেতু মক্কা বিজয়ের পর ইসলাম কবুল করে নবী করীমের (সঃ) হাতে 'বয়'আত গ্রহণ | 
শু করেছিল বলে নির্ভরযোগ্যভাবে প্রমাণিত । এই কারণে এ লোকটি যে উতবা নয়-উতাইবা ছিল, তাতে কোন সন্দেহ [চু 
সু থাকে না।) I 
চ] এই লোকটি মন ও মানসিকতার দিক দিয়ে যে কি ভয়ানক খবীস ছিল, তা একটা ঘটনা হতেই প্রকট হয়ে চু 
| ওঠে ৷ নবী করীমের (সঃ) পুত্র হযরত কাসিমের পর তার দ্বিতীয় পুত্র আবদুল্লাহরও ইন্তেকাল হয়ে গেল । তখন সে | 
| তার ভ্রাতুষ্পুত্রের শোকে শরীক হওয়ার পরিবর্তে বিশেষ আনন্দে ও অত্যন্ত খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে এবং কুরাইশ | 
5 সরদারদের নিকট উপস্থিত হয়ে যেন একটা অতি বড় সুসংবাদ (?) দিতে লাগলো এই বলে- 'নাও, আজ তো ছি 
দি মুহাম্মদের নাম-নিশানাও মুছে গেল'। - 
3] নবী করীম (সঃ) ইসলামের দাওয়াত দেয়ার উদ্দেশ্যে যেখানে যেতেন এ লোকটি তাঁর পিছনে-পিছনে চলে [| 
[22] যেতো এবং লোকদেরকে তীর বক্তব্য শুনা হতে বিরত রাখতে চেষ্টা করতো । হযরত রাবী'আ ইবনে ৪]. 
দু] আব্বাদদেয়লী বলেন, 'আমি অল্প বয়স্ক ছিলাম । আমি যখন পিতার সাথে যুল্‌-মাজায-এর বাজারে গেলাম, 
রী সেখানে দেখলাম, নবী করীম (সঃ) এরূপ কথা বলছেন 'হে লোকেরা বল, আল্লাহ ভিন্ন কেউ মা'বুদ নেই। 


রর তাহলে তোমরা কল্যাণ পেতে পারবে । দেখলাম, তার পিছনে পিছনে আর একটি লোক বলছে 'এ লোকটি | 


ৃ : মিথ্যাবাদী” ৷ এ লোক পৈতৃক ধৰ্ম হতে ফিরে গেছে' ৷ আমি জিজ্ঞাসা করলাম, এ লোকটি কে? লোকেরা বললো, 


‘এতো তার (নবী করীমের) চাচা. আবু লাহাব' (মুসনাদে আহমদ, বায়হাকী)। হযরত রাবী'আর অপর একটা 


৬] বর্ণনা এই তিনি বলেন, ‘আমি নবী করীম (সঃ)কে দেখলাম, তিনি এক এক গোত্রের তাবুতে যাচ্ছেন এবং বলছেন 


“হে অমুক বংশের লোকেরা! আমি তোমাদের প্রতি প্রেরিত আল্লাহর রসূল, আমি তোমাদেরকে হিদায়াত করছি, 
তোমরা এক আল্লাহ্র বন্দেগী কর এবং তীর সাথে কাউকে শরীক করো না । তোমরা আমাকে সত্য নবী মেনে নাও 


টু এবং আমাকে সমর্থন কর যেন আমি সেই কাজ সম্পূর্ণ করতে পারি যে কাজের জন্য আল্লাহ আমাকে 


LC oo nd Tul OC "Pom SD Pa Sd ml Sd © © so ond oR on SH om SC oun al TB HOR 


[2 


CON Pe ond I 


206৫5 10৯71010474 


পাঠিয়েছেন" । তার পিছনে পিছনে আর এক ব্যক্তি আসে ও বলতে থাকে, “হে অমুক বংশের লোকেরা! এই 
লোকটি তোমাদেরকে 'লাত ও উজ্জা'র দিক হতে ফিরিয়ে নিয়ে এর নিজের নিয়ে আসা বেদ'আত ও গুমরাহীর 
দিকে নিয়ে যেতে চায়। এই লোকটির কথা আদৌ শুনবে না এবং এর অনুসরণ করবে না” আমি আমার পিতার 
নিকট জিজ্ঞাসা করলাম, এ লোকটি কে? তখন তিনি বললেন এ লোকটি নবী করীমের (সঃ) চাচা আবু লাহাব, 
(মুসনাদে আহমাদ, তাবরানী)। তারিক ইবৃনে “আবদুল্লাহ আল-মুহারেবীর বর্ণনাও এরূপ । তিনি বলেন "আমি | 
যুল-মাজায বাজারে দেখলাম, নবী করীম (সঃ) লোকদেরকে বলে যাচ্ছেন: “হে লোকেরা! লা-ইলাহা ইল্লাল্লাহু [* 
বলো, কল্যাণ লাভ করতে পারবে' আর পিছন হতে এক ব্যক্তি তাকে পাথর মারছে । এমনকি প্রস্তরের আঘাতে 
তার পায়ের গোড়ালী রক্তে ভিজে যেতে লাগলো । আর সে লোকটি বলে যেতে লাগলো “এ মিথ্যাবাদী এর কথায় | 
তোমরা কান দেবে না'। আমি লোকদেরকে জিজ্ঞাসা করলাম £ এ লোকটি কে? লোকেরা বললো' এ লোকটি এঁর. ff 
চাচা আবু লাহাব’(তিরমিযী) ৷ 

নবুয়ত লাভের সপ্তম বছরে কুরাইশের সব গোত্র ও পরিৰার একত্রিত হয়ে বনু হাসিম ও বনু মুস্তালিবের সঙ্গে 
সম্মিলিত সামাজিক ও অর্থনৈতিক বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করলো । আর এ দুই বংশের লোকেরা নবী করীমের 
(সঃ) সমর্থন, পৃষ্ঠপোষকতায় অবিচল থেকে আবু তালিব গুহায় অবরুদ্ধ হয়ে গেল। তখন একমাত্র আবু লাহাবই 
নিজের বংশ-পরিবারের সঙ্গে সহযোগিতা করার পরিবর্তে কাফির কুরাইশের সমর্থন জানালো ও তাদের্‌ সংগী হয়ে 
থাকলো । দীর্ঘ তিনটি বছর পর্যন্ত এ "বয়কট" চললো! এ সময় বনু হাসিম ও বনু মুত্তালিবের লোকেরা 
অনশন অর্ধানসণে জর্জরিত হয়ে গেল । এ অবস্থায়ও আবু লাহাব এদের সঙ্গে শক্রতা করা হতে নিরস্ত হলো না। [৪ 
মন্ধায় কোন বিদেশী ব্যবসায়ী কাফিলা আসলেও আবু তালিব গুহার অবরুদ্ধ কোন লোক তাদের নিকট হতে কিছু 
খাদ্যদ্রব্য ক্রয় করতে চাইলে তাও অসম্ভব করে দিত । আবু লাহাব ব্যবসায়ী লোকদেরকে ডেকে বলতো "এদের 
নিকট দ্রব্যের এতটা মূল্য দাবী কর, যাতে এরা কিছুই ক্রয় করতে 'না পারে। এর দরুন তোমাদের কোন আর্থিক | 
ক্ষতি হলে আমি তা পূরণ করে দেব’ ফলে ব্যবসায়ীরা অতি উচ্চ মূল্য দাবী করতো এবং ক্রয় ইচ্ছুক ব্যক্তি 
ক্ষুধায় ছট্ফট্‌ করতে করতে তার অভুক্ত ও ক্ষুধার্ত পরিবারবর্গের নিকট রিক্ত হস্তে ফিরে যেতে বাধ্য হতো । পরে 
আবু লাহাব নিজে সে সব দ্রব্য প্রচলিত মূল্যে খরিদ করে নিত (ইবনে সা'আদ, ইব্‌নে হিসাম)। EE: 
মোট কথা, আবু লাহাব নবী করীম (সঃ) ও ইসলামের বিরুদ্ধতা ও এ ধরনের অত্যন্ত নীচ ও হীন কাজে 
সদাসর্বদা লিপ্ত হয়ে থাকতো। সে জন্য এ সূরায় আবু লাহাবের নামের উল্লেখ করে তার হীন কাজকর্মের 


ত্র সমালোচনা করা হয়েছে। এর বিশেষ প্রয়োজন ছিল। মক্কার বাইরের আরবদের মধ্যে যারা হজ্জ উপলক্ষ্যে মক্কায় 


আসতো কিংবা বিভিন্ন স্থানে অবস্থিত বাজারসমূহে একত্রিত হতো, তাদের সামনে নবী করীমের (সঃ) নিজের * 
চাচাই যখন তার পিছনে পিছনে উপস্থিত হয়ে তার বিরুদ্ধতা করতো, তখন আরবের প্রচলিত রীতি নীতির সুস্পষ্ট 


বিরুদ্ধ আচরণ হতো । কেননা কোন চাচা যে অন্য লোকের সামনে নিজেরই ত্রাতুষ্পুত্রের অকারণ বিরুদ্ধতা' করতে 2 


পারে, পাথর নিক্ষেপ করে তাকে আহত করতে পারে ও নানাবিধ মিথ্যা অভিযোগ তুলে তাকে অপদস্থ করতে 
চেষ্টিত হতে পারে এ যেমন ছিল ধারণাতীত ব্যাপার, তেমনি নিতান্ত অশোভনও । এ কারণে তারা আবু লাহাবের | 
কথায় প্রভাবিত. হতো ও নবী করীম (সঃ) সম্পর্কে সংশয়ে পড়ে যেত। কিন্তু এ সূরাটি নাযিল হওয়ার পর আবু | 
লাহাব যখন ক্রোধান্বিত হয়ে পাগলের ন্যায় বাজে বকতে শুরু করলো, তখন লোকেরা স্পষ্ট বুঝতে পারলো যে, 
রসূলের করীমের (সঃ) বিরুদ্ধে এ ব্যক্তির কোন কথাই বিশ্বাসযোগ্য নয়! কেননা, এ লোকটি নিজেরই ভ্রাতুষ্পুত্রের 
15555 


ট্রে. এছাড়া এতে নাম ধরে যখন নবী করীমের (সঃ) চাচার দোষ বলা হলো, তখন. লোকেরা স্পষ্টভাবে বুঝতে | 
পি পারলো যে, দ্বীনের ব্যাপারে নবী করীম (সঃ) কারো সঙ্গে একবিন্দু খাতির করতে কিংবা কোনরূপ দুর্বলতা | 
বি দেখাতে প্রস্তুত নন। যখন প্রকাশ্যভাবেই নবী করীমের (সঃ) চাচার হীন চরিত্র ও নীচু মন-মানসিকতার কথা প্রচার | 
54 করে দেয়া হলো, তখন লোকেরা নিঃসন্দেহে বুঝলো যে, দ্বীন ইসলামে আত্মীয়তা বা রক্ত সম্পর্কেরও কোন বিশেষ | 
| স্থান নেই। এখানে কোনরূপ পক্ষপাতিত্ব দেখানো হয় না। ইসলামে নিতান্ত পরও আপন হয়ে যেতে পারে, যদি | 
পি সে ঈমান গ্রহণ করে। আর আপনও একাস্তই পর হয়ে যায় যদি সে ঈমান না এনে কুফরী অবলম্বন করে। এ 

পর ব্যাপারে কে কার পুত্র আর কে কার চাচা বা ভাইপো, এ প্রশ্ন একেবারেই অবান্তর । 


হি a আজ জজ ot a ol ae a a শর রাগ ও ন্‌ 


এক তার রুকু 


OHI ৮৯) %) ৯০ 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 
/ etd 22/ 124 7 ৫৫ Ad { 

24৩ 25 উপ ৩১৩৫ 5 ভরে 

শপ আর তার মাল তার জন্য কাজে না সেওধ্বংস এবং আব লাহাবের ধ্বংস 
ৃ আসলো হলো হলো 
» ৫2 শর চি - 
এবং শিখা সমন্বিত আগুনে সে উপার্জন যা 

is 1১8৯ 


৪৬-৪৬-৩৬০৪ 6 ৬৫০০ গড 
পাকানো রশি. তারগলায় .: কাঠ (টনী রুড়ী বা), 
(বাধা থাকবে) বহনকারিণী 


x0 


সূরা আল-লাহাব 
[মক্কায় অবতীর্ণ] 
মোট আয়াত £ ৫,মোট রুকু £ ১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 


ট] ১. চ্ণ হলো আবু লাহাবের ১হাত এবং সে ব্যর্থ মনোরথ হয়ে গেল ২। 

টু] ২. তার ধন-সম্পদ, আর যা.কিছু সে উপার্জন করেছে তা তার কোন কাজেই আসল না। 

টিটু ৩-৪. সে অবশ্যই লেলিহান শিখা সমবিত আগুনে নিক্ষিপ্ত হবে, আর (তার সংগে) তার স্ত্রীও ৩। কুটনী বুড়ি, 
শর ৫. তার গলায় শক্ত পাকানো রশি বাধা থাকবে। 


5] ১। এ ব্যক্তি নবী করীমের পিতৃব্য ছিল এবং আবু লাহাব নামে পরিচিত ও খ্যাত ছিল। 

পির ২। অর্থাৎ ইসলামের পথে প্রতিরোধ সৃষ্টি করতে সে সমস্ত শক্তি প্রয়োগ করেও অকৃতকার্য ও ব্যর্থ হয়েছিল। এই 
রি বাক্যাংশে যদিও পরবর্তীকালে ঘটবে এমন এক ঘটনার ভবিষ্যৎ বাণী করা হয়েছে, কিনতু তার বর্ণনা এমনতাবে করা 
= হয়েছে, যেন সে ঘটনাটি ঘটেই গিয়েছে। হস 
টি ৩। এই স্ত্রী লোকের নাম ছিল উন্বেজয়ীল । এ আবু সুফিয়ানের ভগ্নী ছিল এবং ইসলামের প্রতি শক্রতায় এ নিজের স্বামীর চি 


/৬৪০০৪০৪৮০০০০৫৪২০২০০৫দ২০/৬৬২৬৫৪০০০০/ 


1 0০/৮৪/৫৮6৮ 
js 


“আল-ইখলপ' হলো এই সূরাটির নাম। কেবল নামই নয়, এতে বলা কথার শিরোনামাও হচ্ছে এটা ৷ 
.কেননা, এ সূরায় খালিস তওহীদ-একনিন্ঠ ও নির্ভেজাল তওহীদের কথা বলা হয়েছে। পবিত্র কুরআনের অন্যান্য 
সূরায় সাধারণভাবে এতে উল্লেখিত কোন একটি শব্দকে নামরূপে এহণ করা হয়েছে। কিন্তু এ সূরায় ‘ইখলাস’ 
শব্দটির উল্লেখ কোথাও হয়নি। এর অর্থ ও অন্তর্নিহিত ভাবধারার দৃষ্টিতেই এর নামকরণ করা হয়েছে। বস্তুত যে 


ব্যক্তিই এ সূরাটির অর্থ ও তাৎপর্য বুঝে এর মূল কথার প্রতি ঈমান আনবে, সে শিরক্‌ হতে নিষ্কৃতি পেতে পারবে । 


নাযিল হওয়ার সময়-কাল 


এ সূরাটি মক্কী কিংবা মাদানী এ বিষয়ে মতভেদ রয়েছে। এ সূরাটি নাযিল হওয়া ‘সম্পর্কে হাদীসের যেসব 
বর্ণনা উদ্ধৃত হয়েছে, তা-ই হলো এ মতবিরোধের উৎস । এখানে সে গুলোর উল্লেখ কর্যু হল ঃ | 


১. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বর্ণনা করেছেন, কুরাইশের লোকেরা নবী করীম (সঃ)কে বললো. | 
আপনার আল্লাহবু বংশ-পরিচয় আমাদেরকে বলুন ।* তখন এ সূরাটি নাযিল হয় (তাবরানী)। 5 
২. আবুল ‘আলীয়া হ্যরত উবাই ইবৃনে কা'আবের সূত্রে বলেছেন! মুশরিকরা নবী করীম (সঃ)কে বললো | 
আপনার আল্লাহর বংশ-পরিচয় আমাদেরকে বলুন । তখন আল্লাহতা*আলা এ সূরাটি নাযিল করলেন (মুসনাদে [fp 
আহমদ ইবনে আবু হাতিম, ইবৃনে জরীর, তিরমিযী বুখারী ইতিহাস গ্রন্থ, ইবনুল মুনযির হাকেম, বায়হাকী) । | 
তিরমিযী এ বিষয়বস্তু সমন্বিত একটা বর্ণনা আবুল 'আলীয়া হতে উদ্ধৃত করেছেন । তাতে হযরত উবাই ইব্‌নে 
কা'আবের সূত্রের উল্লেখ নেই এবং তাকে সব থেকে ‘সহী' বলেছেন। 
৩. হযরত জাবির ইব্‌নে আবদুল্লাহ্‌ বর্ণনা করেছেন, একজন আরব (কোন কোন বর্ণনানুযায়ী লোকেরা) নবী 
করীম (সঃ)কে বললো আপনার আল্লাহর বংশ-পরিচয় আমাদেরকে বলুন, তখন আল্লাহতা'আলা এ সূরাটি নাযিল 
করেন (আবুইয়ালা, ইব্‌নে জরীর, ইবনুল মুনযিল, তাবরানী, আল-আওসাত, বায়হাকী, আবু নঈম-আলহুলিয়া) ৷ 
৪. ইকরামা ইব্নে “আব্বাস (রাঃ) হতে বর্ণনা উদ্ধৃত করেছেন, ইহুদীদের একদল লোক রসূলে. করীমের 
(সঃ) নিকট উপস্থিত হলো ।.কা আব ইবনে আশরাফ ও হুই ইবনে আখতাবও তাদের মধ্যে ছিল । তারা বললো 
হে মুহাম্মদ (সঃ) আপনার সেই রব কি রকম যে আপনাকে পাঠিয়েছে, তা বলুন' । তখন আল্লাহতা'আলা এ সূরাটি 
নাযিল করেন (ইবনে আবু হাতিম ইবৃনে আদী, বায়হাকী-আল-আস্মা আস-পিফাত)। Bs 
এসব বর্ণনা ছাড়াও ইবনে তাইমিয়া (রাঃ). তার সূরা ইখলাসের তফসীরে আরো কতিপয় বর্ণনা উদ্ধৃত চু 
করেছেন। তা এই £ ৰ 
৫. হযরত আনাস (রাঃ) বলেন, খায়বরের কতিপয় ইহুদী রসূলে করীমের (সঃ) নিকট উপস্থিত হয়। তারা 
বলে £ হে আবুল কাসিম! আল্লাহতা"আলা ফেরেশতাদেরকে আবরণের নূর হতে, আদমকে মাটির পচাগলা হতে, 
ইবলীসকে অগ্নিশিখা হতে, আকাশমন্ডল ধুয়া হতে এবং পৃথিবী পানির ফেনা হতে তৈরী করেছেন। এখন আপনি (ঃ 
আপনার আল্লাহ সম্পর্কে বলুন, তাকে কি দিয়ে বানানো হয়েছে? নবী করীম (সঃ) তাদের এ জিজ্ঞাসার কোন [ 
জবাব দিলেন না। পরে জিব্রাইল (আঃ) এলেন এবং তিনি বললেনঃ হে মুহাম্মদ (সঃ) এ লোকদেরকে বলে দিন 


* আরবরা যখন কোন অপরিচিত ব্যক্তির সঙ্গে পরিচিত হতে চাইতো তখন তারা তার বংশতালিকা . ০1 4)! ৬৯ 
জানতেত চাইতো, বলতো [21 এ... এর বংশ তালিকা আমাদেরকে বল। কেননা কারো সঙ্গে পারাচত 
হওয়ার ও পরিচয় লাভ করার জন্য তার বংশতালিকা ও গোত্র জানাই ছিল তাদের চিরাচরিত রীতি । তাই তারা যখন 
নবী করীমের (সঃ) নিকট জানতে চাইল যে, আপনার রব কে এবং কি রকম তখন তারা বললো 84৭) এ ৮১1 


্ ৬. আমের ইবনভোফাইল নবী করীম (সঃ)কে বললো হে মুহাম্মাদ (সঃ) আপনি আমাদেরকে কোন ন EF 
2]. জিনিসের দিকে দাওয়াত দিচ্ছেন? নবী করীম (সঃ) বললেন আল্লাহ তায়ালার দিকে । আমের বললো “আচ্ছ! |: 


} তা হলে আপনি তার বিবরণ আমাকে বলুনগতিনি স্বর্ণনির্মিত, না রৌপ্য দ্বারা তৈরী অথবা লোহার বানানো? এর | 


১] জবাবে এ সূরাটি "নাযিল হয়। নি 
৭. দহহাক, কাতাদাহ ও মুকাতিল বর্ণনা করেছেন, ইহুদীদের কতিপয় আলিম নবী করীমেন (সঃ) নিকট [ 


এলো । তারা বললো হে মুহাস্মদ সেঃ) আপনার আল্লাহর বিবরণ আমাদেরকে বলুন, আমরা আপনার প্রতি 


9] হয়তো ঈমান আনতেও পারি? আল্লাহ তাওরাতে নিজের পরিচিতি নাযিল করেছেন । আপনি বলুন, তিনি কি জিনিস [ 


দ্বারা তৈরী, কোন্‌ পদার্থের-স্বর্ণ-নির্মিত, না তামা,পিতল লোহা কিংবা রৌপ্যনির্মিত' আর তিনি কি পান-আহার | 


করেন? তিনি দুনিয়াকে কার নিকট হতে উত্তরাধিকার স্বরূপ পেয়েছেন? এবং ভর পত্র তার উত্তরাধিকারী কে হবে? 
এরপর আল্লাহতা'আলা এ সূরাটি নাযিল করেন। E 


৮. ইবনে আব্বাস (রাঃ) বর্ণনা করেছেন, নাজরানের খৃষ্টানদের একটি প্রতিনিধি দল সাতজন পাদ্রীসহ্‌ নবী ? 


] করীমের (সঃ) সমীপে উপস্থিত হলো । তারা নবী করীম (সঃ)কে বললো আমাদেরকে বলুন, আপনার রব কি | 


রকমের? কি জিনিস দ্বারা তৈরী? নবী করীম (সঃ) বললেন, আমার রব কোন জিনিস দ্বারা তৈরী নন। তিনি সব টে 
জিনিস হতে স্বতন্ত্র । এ সময় আল্লাহতা'আলা এ সূরাটি নাধিল করেন। দঃ 


এসব বর্ণনা হতে জানা যায় নবী করীম (সঃ) যে মাবুদের বন্দেগী কবুল করার ও ইবাদত করার দাওয়াত | 


দিচ্ছিলেন তীর প্রকৃত রূপ ও পরিচিতি লোকেরা তার নিকট জানতে চেয়েছিল। আর সর্বক্ষেত্রেই উত্তরে তিনি : 


আল্লাহর নির্দেশ অনুযায়ী এই সূরাটি পেশ করেছেন। সর্বপ্রথম মক্কার কুরাইশ বংশের মুশরিকরা ভার কাছে এ প্রশ্ন [ 
জিজ্ঞাসা করেছে তখন এর জবাবন্বরূপ এ সূরাটি নাধিল হয়েছিল। এরপর মদীনা শরীফে কখনো ইহুদীরা কখনো | 
খৃন্টানরা এবং কখনো আরবের অন্যান্য লোকেরা নবী করীমের নিকট এ ধরনের প্রশ্ন করেছে। আর প্রত্যেকবারই | 


আল্লাহর নিকট হতে উত্তরে এ সূরাটি পেশ করারই নির্দেশ হয়েছে। এ সবকটি বর্ণনার প্রত্যেকটিতেই বলা ঢ$ 
হয়েছে যে, এ সময় সূরাটি নাযিল হয়)এর দরুন কারো এ কথা মনে করার কারণ নেই যে, এ বর্ণনাসমূহ বুঝি | 


পরস্পর বিরোধী । নী আসল ব্যাপার তা নয়। আসল ব্যাপার হলো কোন বিষয়ে একবার কোন সায়াত বা সূরা | 
নাযিল হয়ে থাকলে পরে উক্ত বিষয়ে যখনি নবী করীম (সঃ)কে প্রশ্ন করা হয়েছে তখনি আল্লাহ তা'আলার তরফ [ 
হতে জানিয়ে দেয়া হয়েছে যে, এ প্রশ্নের জবাব অমুক. আয়াত বা সূরায় আছে, কিংবা এর উত্তর অমুক আয়াত বা | 
সূরা, লোকদেরকে পড়ে শুনিয়ে দিন। হাদীসসমূহের বর্ণনাকারীর এরূপ ঘটনার বর্ণনা করেন এ ভাষায় যে, অমুক | 
ব্যাপার ঘটেছিল কিংবা অমুক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তখন এ আয়াত বা এ সূরাটি নাযিল হয় । এ ব্যাপারকে | 
পুনরায় নাযিল হওয়াও বলা হয় অর্থাৎ বিশেষ-কোন আয়াত কিংবা সূরার একাধিকবার নাযিল হওয়া। ন্‌ 

অতএব প্রকৃত কথা এই যে, এ সূরাটি মন্কী-সর্বপ্রথম মক্কা শরীফেই এটা নাযিল হয়েছিল । শুধু তাই নয়, এর Eb 
বিষয়বস্তু চিন্তা করলে স্পষ্ট মনে হয় এটা মন্ধারও প্রথম যুগে নাযিল হয়েছিল । সে সময় পর্যন্ত আল্লাহর মূল | 


‘সত্তা ও গুণাবলীর পরিচয়. দানের উদ্দেশ্যে অন্য :ফোন আয়াত নাযিল হয়নি । অথচ লোকেরা নবী করীমের নিকট 


আল্লাহর বন্দেগী, কবুল করার দাওয়াত শুনে এ কথা জানবার জন্য কৌতুহলী হয়ে উঠেছিল যে, যে আল্লাহ্র | 
ইবাদত ও বন্দেগীর দিকে তিনি দাওয়াত দিচ্ছেন তিনি কি রকমের,কি ভার পরিচয়? এ যে একেবারে প্রাথমিক- | 


শর কালে নাযিল হওয়া সূরাসমূহের অন্যতম ভার আরো একটা প্রমাণ আছে। মক্কায় হযরত বিলালের (রাঃ) মনিব | 
উমাইয়া ইবনে খালফ্‌ তাকে প্রচন্ড রৌদ্রুতাপে উত্তপ্ত ৰালুরাশির উপর চিৎ করে শুইয়ে বুকের ওপর একটা বড় | 
ভারী পাথর রেখে দিত, তখন তিনি কেবল মাত্র. এ |  (আহাদ,আহাদ) বলে আল্লাহকে ডাকতে | 
277 হ 


A 


বিষয়বস্তু ও মূল বক্তব্য 


রর এ সূরাটি নাযিল হওয়ার উপলক্ষ্য বিশ্লেষণ পর্যায়ে ওপরে উদ্ধৃত বর্ণনাসমূহের ওপর এক সামগ্রিক দৃষ্টি 
সা] নিক্ষেপ করলে রসূলে করীম (সঃ) যখন তওহীদের দাওায়াত দিতে শুরু করেছিলেন তখন এ সম্পর্কে দুনিয়ার 
নু ধর্মসমূহের ধারণা কি ছিল তা স্পষ্ট হয়ে ওঠে। মূর্তি পূজক মুশরিকরা কাঠ, পাথর, সোনা, রুপা প্রভৃতি দ্রব্য দিয়ে [চু 
ও] তৈরী দেব-দেবীর পুজা করছিল। এগুলোই ছিল তাদের রব । তাদের রবের আকার-আকৃতি ছিল, দেহ ছিল। 
পি দেব-দেবীর যথারীতি বংশধারা চলছিল । তাদের কোন দেবী স্বামীহীনা ছিল না, কোন দেবতা ছিল না স্ত্রী হারা। (| 
[২3] তাদের পানাহারের প্রয়োজন হতো তাদের পূজারীরা তাদের জনা এর ব্যবস্থা করে দিতো । মুশরিকদের মধ্যে [৪] 
প্র অনেক লোক বিশ্বাস করতো যে, আল্লাহ মানবীয় আকার-আকৃতিতে আত্মপ্রকাশ করেন। আর কোন কোন লোক | 
৪] তার অবতার হয়ে থাকে । তখনকার খৃ্টানরা এক আল্লাহকে বিশ্বাস করে বলে দাবী করতো, কিন্তু তাদের সেই | 
ক] এক আল্লাহর অন্তত একজন পুত্র তো অবশ্যই ছিল। আর রববিয়তের ক্ষেত্রে রুহুল কুদুস পিতা-পুত্রের সহিত | 
টিটু অংশীদার ছিল। এমনকি তাদের রবের মাও ছিল, তার স্থাশুড়ীও ছিল ইহুদীরাও এক আল্লাহর বিশ্বাসী হওয়ার [৪ 
ও] দাবীদার ছিল । কিন্তু তাদের সেই এক রবও বস্তুত দেহ ও অন্যান্য মানবীয় গুণের উর্ধে ছিল না/তাদের সেই রব টু 
৯] ভ্রমণ করতো, 'মানবীয় আকার-আকৃতিতে আত্মপ্রকাশ করতো, নিজেরই কোন বান্দাহর সাথে কুস্তি লড়তোম্মুষ্ঠি [ঃ 
5] যুদ্ধে অবতীর্ণ হতো'। একটি পুত্রেরও (উজাইর) জন্মদাতা ছিল। এসব ধর্মবিশ্বাসী লোকদের বাইরে ছিল [ 
অন্নিপূজক-মজূসী ও নক্ষত্র পৃজক-সাবেয়ী | এরূপ অবস্থায় লোকদেরকে যখন এক ও লাশরীক আল্লাহর বন্দেগী 
করার আহ্বান দেয়া হলো, তখন তাদের মনে সেই রব সম্পর্কে নানাবিধ প্রশ্ন মাথাচাড়া দিয়ে ওঠা খুবই স্বাভাবিক | 
ব্যাপার ছিল + দীর্ঘ দিন ধরে উপাস্য হিসেবে চলে আসা সব রব ও সব মা'বুদকে পরিত্যাগ করে কেবলমাত্র এক 
ও একক রব ও মা'বুদকে মেনে নেয়ার এই যে দাওয়াত দেয়৷ হচ্ছে, সেই রব কে এবং কি ধরনের, কি তার 


ও] পরিচয় এ প্রশ্ন তখনকার লোকদের মনে তীব্র হয়ে জেগে উঠেছিল । কুরআন মজীদ এ প্রশ্নের জবাবে মাত্র ( 
|] কয়েকটি শব্দসম্পন্ন একটি ছোট সূরা নাযিল. করে আল্লাহতা'আলার মহান সত্তা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেশ 

গন করেছে। কুরআনের এ জবাবে রব সম্পর্কে সব রকমের মুশরেকী ধারণা-কল্পনার,মুলোৎপাটন হয়ে গেছে। 

টু শিরকী আকীদার. সূচীভেদ্য অন্ধকারের চির অবসান ঘটিয়েছে । ফলে আল্লাহর সত্তার নঙ্গে সৃষ্টিকৃলের মধ্যে কারো | 

ত্র কোন গুণের বিন্দুমাত্র মিল হওয়ার কোনই অবকাশ থাকলো না । বস্তুত এ কুরআন মজীদের এক অতি বড় ঢু 


চি মু'যিযা তাতে কোনই সন্দেহ নেই! : 
সূরাটির ফজিলত ও গুরুত্ব 'E 
র আর এ কারণেই নবী করীমের (সঃ) নিকট এ সূরাটির খুব বেশী গুরুত্ব, মাহাত্ম ও বিরাট মর্যাদা ছিল। তিনি | 
টু] মুসলমানদেরকে নানাভাবে এর গুরুত্ব অনুভব করাতে চেষ্টা করতেন । মুসলমানরা এ সূরাটি খুব বেশী করে পাঠ | 
পি করুক এবং জনগণের মধ্যে একে বেশী বেশী প্রচার করুক এটাই ছিল তর একান্তিক বাসনা । কেননা, এ Fr 
টু সূরাটিতে ইসলামের মৌলিক আকীদা-তওহীদ মাত্র চারটি সংক্ষিপ্ত বাক্যে অতবী বলিষ্ঠ ভাষা ও ভংগিতে বলে [| 
| দেয়া হয়েছে। এ বাক্য কটি শুনামাত্রই তা মানসপটে স্থায়ী ও সুদৃঢ়তাবে মুদ্রিত হয়ে যায় এবং অতি সহজেই | 
শী ঠোটস্থ হয়ে থাকে । হাদীসসমূহে বহু সূত্রে বর্ণিত হয়েছে, নবী করীম (সঃ) বিভিন্নভাবে ও পন্থায় লোকদেরকে 
] বলেছেন, এ সূরাটি এক তৃতীয়াংশ কুরআনের সমান । বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবনে 
চট] মাজাহ, মুসনাদে আহমদ, তাবরানী প্রভৃতি হাদীস গ্রন্থে এ পর্যায়ে বহুসংখ্যক হাদীস উদ্ধৃত হয়েছে। এ হাদীসসমূহ | 
পু হযরত আবু সাঈদ: খুদরী (রাঃ), আবু হুরাইরা (রাঃ), আবু আইয়ুব আনসারী (রাঃ), আবু দরদা (রাঃ), | 
শি মুআয-ইবনে জাবাল (রাঃ)১জাবের ইবনে আবদুল্লাহ, উবাই ইবনে কাআব, উদ্মে কুলসুম বিনতে উকবা ইবনে আবু { 
পি মুয়ীত, ইবনে ওমর, মসউদ, কাতাদাহ, ইবনে নুমান, আনাস ইবনে মালেক ও আবু মস্উদ (রাঃ) হতে বর্ণিত 
| । তফসীরকারগণ নবী করীমের ( টি 


:| ইত :: 
{| প্রথম-তওহীদ, দ্বিতীয়-রিসালাত এবং তৃতীয়-পরকাল। এ সূরাটি যেহেতু নির্ভেজাল ও অকাট্য তাওহীদের আকীদা 
চট] পেশ করে, এ কারণেই নবী করীম (সঃ) এই সূরাটিকে এক তৃতীয়াংশ কুরআনের সমান বলে অভিহিত করেছেন। | 
| হযরত আয়েশার (রাঃ) একটি বর্ণনা বুখারী-মুসলিম ও হাদীসের অন্যান্য কয়েকটি গ্রন্থে উদ্ধৃত হয়েছে। হাদীসটি | 


: হলো এইস্নবী করীম (সঃ) একজন লোককে একটি বিশেষ অভিযানে নেতা বা অধ্যক্ষ নিযুক্ত করে পাঠালেন । এই পচ 


নু গোটা অভিযানে তার স্থায়ী নিয়ম ছিল, সে প্রত্যেক নামাযে 411৯৯ পড়ে কিরাত শেষ করবে। ফিরে | 


[কু] আসার পর তার সংগীরা নবী করীমের (সঃ) নিকট এ বিষ্বরটি উল্লেখ করলো। তখন নবী করীম (সঃ) বললেন, 


[নী ভালোবাসেন। 


শ্রী তাকে জিজ্ঞেস কর, সে এরূপ কেন করছিল? তাকে জিজ্ঞাসা করা হলে সে বললো, যেহেতু এ সূরায় ‘রহমান' পি 
নু (আল্লাহ)-এর পরিচয় ও শুণ বলা হয়েছে, এ কারণে তা পাঠ করতে আমার বড় ভালো লাগে। নবী করীম (সঃ) | 
বু এই কথা শুনে বললেন, 4৯ DI 01 ১১৯৮ এ ব্যক্তিকে বল, আল্লাহতা'আলা তাকে পছন্দ করেন- [| 


3 বুখারী শরীফে হযরত আনাস (রাঃ) হতে এ ধরনেরই অপর একটি ঘটনার উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, 
{| জনৈক আনসার ব্যক্তি কুবা মসজিদে নামায পড়াতেন ।' তার নিয়ম ছিল, প্রত্যেক রাক'আতে প্রথম 4411৯ 
পি পড়তেন। পরে অপর কোন সূরা তিলাওয়াত করতেন । লোকেরা এতে আপত্তি জানিয়ে বললোঃ তুমি একি করো," 
টু] 4 || ৯৯৩১ পাঠের পর তাকে যথেষ্ট মনে না করে আরো কোন সূরা তার সঙ্গে মিলিয়ে পাঠ করছো, এ ঠিক নয় | Ef 
| হয় কেবল এ সূরাটি পড় অথবা এটা বাদ দিয়ে অন্য কোন সূরা পড় । সেই লোক বললেন, আমি তা ত্যাগ করতে ছু 
ছি] পারি না। তোমরা চাইলে আমি এভাবে সূরা এখলাস নামাযে পড়াবো, না হয় ইমামতী ছেড়ে দেব। কিন্তু লোকেরা 
মি তার পরিবর্তে অন্য কাউকে ইমাম বানানোও পছন্দ করতে পারলো না। শেষ পর্যন্ত ব্যাপারটি নবী করীমের (সঃ) 
টু] কাছে পেশ করা হলো । তিনি সেই লোককে জিজ্ঞাসা করলেন তোমার সংগীরা যা চায়, তা মেনে নিতে তোযার 

| বাধা কোথায়? প্রত্যেক রাক'আয়াতে এ সূরাটি পাঠ করতে তোমাকে :কি জিনিস উদ্বুদ্ধ করেছে? সেই লোকটি ' 
শুর বললেন এ সূরাটিকে আমি যারপরনাই ভালোবাসি । তখন নবী করীম (সঃ) বললেন 5441 41১। bbl dy রর 
শ্ি এ সূরার প্রতি তোমার এহেন ভালোবাসাই তোমাকে জান্নাতের অধিকারী বানিয়েছে। 


জর 


উল ডে Ns EET 2 Se En EEE REE 


শক আজ ছু আয ক তি 


চপ পর 23১2/ 
৬ 


০১৯৯৯) 3৮৯৮ lS 
অত্যন্ত মেহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


/ 273d EE ork Ld ce Br 478 2 EEA 
2 8৬৬৪৮ oud 2 ৪৩৬ dM 2 
এবং তিনি (কাউকে) মুখাপেক্ষহীন আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ তিনি বল 
জন্ম দেন নাই | " 

ক ৮ 22 (8S 24 AY 24237 37 

644 1% ধর ওত ও ০ ৬০৯ 

কেউই সমতুল্য তার নাই এবং তাকে জনা দেয়া 

হয় নাই 


Co 


সূরা আল-ইখলাস 
{মক্কায় অবতীর্ণ] 
মোট আয়াত £ ৪,মোট রুকু ৪১ 
দয়াবান মেহেরবান আল্লাহর নামে 
১. বল ১ তিনি আল্লাহ২ একক" । 
২. আল্লাহ সবকিছু হতে নিরপেক্ষ মুখাপেক্ষীহীন-সবই তার মুখাপেক্ষী, 
৩. না তার কোন সন্তান আছে, আর না তিনি কারো সন্তান, 
৪. এবং কেউই তার সমতুল্য নয়। | 


be 
a 
yg 
3 
( 
3 
তি 
3 
০ 
5 
৩. 
a 
5 
5 
a) 
3 
৯০ 
3 


MC CO UC CCE 


CCU OCOUTO 


ছি 


ন] ১। কাফের ও মুশরিকরা রসূলুল্লাহকে (সঃ) প্রশ্ন করতো-আপনার রব (প্রতিপালর্ক প্রভু)-সমস্ত উপাস্যকে বর্জন করে ; 
একমাত্র যার ইবাদত করতে যাকে উপাস্য লে করতে চান, তিনি কি ও.কির্ূপ? তার বংশ পরিচয় কি? কোন বনু দ্বারা | 
তিনি গঠিত? কার থেকে তিনি এই সৃষ্টি জগতের উত্তরাধিকার লাভ রুরেছেন? কে তার পরবর্তী উত্তরাধিকারী হবেন, এই |: 
সব প্রশ্নে জবাবে এই সূরা অবতীর্ণ হয়। 
অর্থাৎ যে সত্তাকে তোমরা নিজেরা আল্লাহ কলে জানো, এবং যাকে নিজেদের ও সারা সৃষ্টি জগতের ত্রষ্টা ও প্রতিপালক 
বলে মান্য কর তিনিই আমার রব । আল্লাহতা আলা সম্পর্কে আরবের মুশরিকদের যে ধারণা-বিশ্বাপ ছিল পবিত্র কুরআনে [ন 
স্থানে স্থানে তার বর্ণনা দান করা হয়েছে। দৃষ্ান্তস্বূপ উল্লেখ করা যেতে পারে £ ইউনুস-আয়াত ২২-৩১ বনী ইসরাইল |]. 
আয়াত ৬৭, যু'মেনুন আয়াত ৮৪ থেকে ৮৯, আনকাবৃত আয়াত ৬১ থেকে ৬৩, যুখরুখ আয়াত ৮৭। মিঃ 
“ওয়াহেদ'-এর স্থলে ‘আহাদ’ শব্দ ব্যবহার করা হয়েছে । যদিও উভয় শব্দের অর্থ ‘এক’ কিন্তু আরবী ভাষায় 'ওয়াহেদ' 
শব্দটি এরূপ সমস্ত জিনিসের প্রতি প্রযুক্ত হয়, যার মধ্যে বহুতু বর্তমান থাকে । যথা একটি মানুষ, একটি জাতি, একটা | 
দেশ, এক পৃথিবী,-এসব বস্তুর প্রতি “ওয়াহেদ' শব্দ প্রযুক্ত হয়, অথচ এ সবের মধ্যে অসংখ্য বহুত্ব বর্তমান আছে। কিন্তু 6: 
‘আহাদ' শব্দটি মাত্র সেই জিনিসের প্রতি প্রযুক্ত হয় যা বিশুদ্ধ ‘এক’ সব দিক দিয়ে যা ‘এক’ যার মধ্যে কোন প্রকারের 


আআ উল 


; . সুরা দু'টো যদিও স্বতন্ত্র অস্তিত্ব সম্পন্ন এবং মূল লিপিতে (মুসহাফে) আলাদা আলাদা নামেই সূরা দু'টো | 
, লিখিত আছে। কিন্তু এ দু'টো সূরার মধ্যে পারস্পরিক সম্পর্ক অত্যন্ত গভীর । সূরা দু'টোর বিষয়বস্তু পরস্পরের | 
এতই নিবিড় সামঞ্জস্যপূর্ণ যে, সূরা দু'টোর একটি যুক্ত নাম রাখা হয়েছে। সে নাম হলো a 
&৮১,%০ ‘মু’ আবে্বেযাতায়ন'-আল্লাহর পানাহ চাইবার দু'টো সূরা ৷ ইমাম বায়হাকী “দালায়েুন নবুয়্যত' 
গ্রন্থে লিখেছেনঃ 'এ দু'টো সূরা নাযিলও হয়েছে. একই সংগে ৷ এ কারণে এ দুটোর উপরোক্তরূপ যুক্ত নামকরণ | 
করা হয়েছে। এজন্যে উভয় সূরার ভূমিকা একত্রে লেখা হয়েছে ৷ কেননা এ দু'টো সূরা সংক্রান্ত যাবতীয় | 
বিষয় ও মূল বক্তব্য এক ও অভিন্ন । ভবে সূরা দুটোর তফসীর আলাদা ভাবে দেওয়া হয়েছে। | 


নাযিল হওয়ার সময়-কাল : 

হযরত হাসান বসরী, ইকরামা, 'আতা ও জাবির ইবনে যায়দ বলেন, এ সূরা দু'টো মক্কী-মক্ধা শরীফে নাযিল : 
'হয়েছে। হযরত ‘আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতেও এরূপ একটা বর্ণনা উদ্ধৃত হয়েছে। কিন্তু তার অপর 3 
একটা বর্ণনায় এ সূরা দু'টোকে 'মাদানী' বলে অভিহিত করা হয়েছে। হযরত “আবদুল্লাহ ইবনে যুবাইর ও | 
কাজনদাহরও মত এই । হাদীসের কয়েকটি বর্ণনার কারণেই এ মত বলিষ্ঠতা লাভ করেছে। তন্মধ্যে একটি হাদীস 
টি 15275 4525 
LEE GA CB EEG: 
SU 551 SUNG ১551 2 ৯ 22 শে Led ০421 ০৫5৭ 
আজকে রাতে আমার প্রতি কি ধরনের আয়াত নাযিল হয়েছে তা কি তুমি জানো?... এ তুলনাহীন আয়াত ৷ হর 
আর তা হলো ‘আউযু বি-রকিংল ফালাক ও ‘আ'উযু বি-রব্বিন নাস'। এ সূরা দুটোর মাদানী হওয়ার স্বপক্ষে এ | 
হাদীসটি একটি বিশেষ দলীল । কেননা, হযরত “উকবা ইবনে ‘আমের (রাঃ) হিজরতের পর মদীনায় ইসলাম গ্রহণ 
করেছেন। আবু দা'উদ ও নাসায়ী হাদীস গ্রন্থদ্বয় স্বয়ং তার জবানীতে এই কথাটি উদ্ধৃত করেছেন । ইবনে সা'আদ, | 
বাগাতী, ইমাম নসাফী, ইমাম বায়হাকী, হাফেজ ইবনে হাজার, হাফেজ বদরুদ্দীন আইনী, -আবদ্‌-ইবনে হুমাইদ | 
প্রমুখ বর্ণিত অপর একটি বর্ণনাও সূরা দুটোকে মাদানী প্রমাণের স্বপক্ষে ৷ সে বর্ণনার বক্তব্য হ'লঃ মদীনায় ইহুদীরা | 
যখন নবী করীমের উপর যাদু করেছিল এবং তার প্রতিক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তখন এ সূরা দুটো [ঃ 
নাযিল হয়েছিল । ইবনে সা"আদ-ও আকেদীর সূত্রে বলেছেন, এ ৭ম হিজরী সনের ঘটনা। এ কারণে সুফিয়ান bs 
ইবনে উয়াইনা-ও এই সূরা দুটোকে মাদানী বলেছেন। . 
কিন্তু এরূপ যুক্তি যথার্থ নয়। কেননা সূরা ইখলাসের শুরু আলোচনায় যেমন আমরা বলেছি কোন সূরা বা | 
আয়াত সম্পর্কে যখন বলা হয় যে, এ অমুক ক্ষেত্রে নাযিল হয়েছে, তখন তা অনিবার্যভাবে সে ক্ষেত্রেই সর্বপ্রথম | 
স্ু নাযিল হয়েছে এমন অর্থ করা জরুরী নয়। অনেক সময় এমনও দেখা গেছে যে, একটি সূরা বা আয়াত পূর্বে 
নাযিল হয়েছে, পরে কোন একটা বিশেষ ঘটনা সংঘটিত বা বিশেষ পরিস্থিতির উত্তব হওয়ায় আল্লাহতা 'আলা "চু 
পুনরায় কোন কোন ক্ষেত্রে বারবার- তার দিকে নবী করীমের দৃষ্টি আকর্ষণ করেছেন। বাহ্যত তখন এটাই মনে হয় | 
যে, এ বুঝি এখনি নতুন করে নাযিল হলো, অথচ আসল ব্যাপার তা হয় না। আমাদের মতে আলোচ্য সূরা দুটোর [২ 
i Rn UE 


77৭০1 রর (জে) a ৮ রর তে) 101 KW SE 


POTEET 


ba x om রি 878৮4 [ক 


ে 


ত] ENE ERE যখন সেখানে নবী করীমের তীব্র f 
বিরোধিতা ও বিরুদ্ধতা শুরু হয়ে গিয়েছিল । পরে মদীনা শরীফে মুমাফিরু, ইহুদী ও মুশরিকরা যখন নবী করীমের মম 
বিরুদ্ধতায় প্রবল্ল হয়ে উঠেছিল, তখন আল্লাহতা*আলা পুনরায় নবী করীম (সেঃ) কে এ সূরা দুটো পাঠ করার |, 


শর নির্দেশ দিয়েছিলেন। হযরত উকবা ইবনে আমের (রাঃ) বর্ণিত পুর্বোদ্ধত হাদীসটি হতেও এ কথাই জানা যায়। | 
] আরো পরে নবী করীমের ওপর যখন যাদু করা হলো এবং তার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেল, তখন আল্লাহর | 


ও] নির্দেশে হযরত জিবরাইল (আঃ). এসে এ সূরা দুটো পাঠ করার আবার হুকুম দিলেন। এ কারণে যেসব | 
৪] তফসীরকার এই সূরা দুটোকে মক্কী বলেছেন, তাদের কথাই আমাদের দৃষ্টিতে অধিক নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য । | 


বু এ সূরা দুটোকে কেবল যাদু সংক্রান্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট করে দেয়াও সমীচীন নয়। কেননা এই প্রসংগের সম্পর্ক |] 


বড় জোর সূরা ফালাক এর ৬৯1 ৮৮ ০41১5 ০৪ অংশের সঙ্গে-ই বলা যেতে পারে । এ সূরার 
] অবশিষ্ট অংশসমূহ এবং সূরা ‘নাস’ সম্পূর্ণ এ ঘটনার. সঙ্গে সরাসরি কোনই সম্পর্ক রাখে না। 
বিষয়বস্তু ও মূল বক্তব্য 

মন্কা শরীফে এ সূরা দুটো যখন সর্বপ্রথম নাযিল হয়েছিলো, তখন সেখানে অত্যন্ত সঙ্গীন অবস্থা বিরাজিত | 
{ ছিল । ইসলামের দাওয়াত দেয়ার কাজ শুরু হতেই স্পষ্ট মনে হলো, যে নবী করীম (সঃ) ভিমরুলের চাকে হাত | 
দিয়ে বসেছেন। তার দ্বীনি দাওয়াতের কাজ যতই অথসর হতে লাগলো, যতই তা বিস্তার লাভ করতে লাগলো, | 
নু তার সঙ্গে মক্কার কাফের কুরাইশের বিরুদ্ধতা ও শত্রুতা ততই তীব্র ও কঠিন হয়ে উঠতে লাগলো, প্রথম দিক | 
দিয়ে তারা মনে করছিল যে, কোনরূপ আদান প্রদান করে কিংবা বলে কয়ে ও বুঝিয়ে শুনিয়ে নবী করীম | 
(সঃ)কে দ্বীনের দাওয়াত দেয়ার কাজ হতে বিরত রাখতে ও তার 'আঘাত' হতে দেশের জনগণকে রক্ষা করতে | 


পারবে । এ কারণে প্রথম পর্যায়ে শত্রুতা খুব প্রচন্ড রূপ-ধারণ করেনি । কিন্তু উত্তরকালে নবী করীম (সঃ) যখন |] 


তাদেরকে কোনরূপ আপোস রফা করার বা কাজ হতে বিরত থাকার সব সম্ভাবনা খতম করে দিলেন, তখন তারা [নি 
এ ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে গেল। নবী করীম (সঃ) তাদের সঙ্গে দ্বীনের ব্যাপারে কোনরূপ সন্ধি-সমঝোতা 
করতে প্রস্তুত হবে না বলে তারা স্পষ্ট বুঝতে পারলো! এ সময় সূরা 'কাফেরুণ' নাযিল হয়ে তাদের সঙ্গে সমস্ত | 
সম্পর্ক ছিন্ন করার কথাটা আরো অকাট্যভাবে ঘোষণা করে দিল। তাতে স্পষ্ট বলে দেয়া হলো যে, “তোমরা যার | 


সর বন্দেগী কর, আমি তীর বন্দেগী করতে প্রস্তুত নই এবং যার বন্দেগী আমি করি তোমরা তার বন্দেগী করতে ইচ্ছুক [5 


2] নও"। বিশেষভাবে যেসব পরিবারের পুরুষ, নারী বা ছেলে মেয়েরা ইসলাম কবুল করেছিল, সে সব পরিবারের [f 
৪] কর্তাদের মনে তো নবী করীমের বিরুদ্ধে শত্রুতার অগ্নিকুন্ড দাউ দাউ করে জ্বলে উঠেছিলো । ঘরে ঘরে তাকে ঢং 
তর গাল-মন্দ দেয়া হতো, তার তীব্র সমালোচনা করা হতো। তাকে রাত্রিবেলা গোপনে অতর্কিতে হত্যা করার [ 
ও] উদ্দেশ্যে শলাপরামর্শ হতে লাগলো, যেন বনু হাসেম হত্যাকারীকে চিনতে না পারে ও এর প্রতিশোধ গ্রহণের কোন [6 


টি পথ উনুক্ত না থাকে। এ সময় তার উপর. যাদু করতেও চেষ্টা হয়েছিল। যেন তিনি হয় মরে যান কিংবা কঠিন [ 


পটু রোগে আক্রান্ত হয়ে পড়েন, অথবা পাগল হয়ে যান। মানুষ ও জ্বিন শয়তান তখন বিশেষভাবে তৎপর হয়ে [ 

রস উঠেছিল এবং চার দিকে ছড়িয়ে পড়েছিল নবী করীমের (সঃ) এবং তার প্রচারিত দ্বীন ইসলাম ও কুরআনের | 
র্‌ বিরুদ্ধে জনগণকে ক্ষেপিয়ে তুলবার চেষ্টা হতে লাগলো । যেসব কারণে সাধারণ লোকেরা তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে, 
] তাকে ত্যাগ করে দূরে চলে যেতে পারে, সে সব কারণ সৃষ্টি করতেও কসুর করা হলো না। অনেক লোকের | 


{| কলিজা তার প্রতি হিংসায় জুলতে লাগলো । কেননা, তারা নিজের ছাড়া, নিজের গোত্রের লোক ছাড়া অন্য কারো [2২ 


টু] ঘরে আলো জ্বলতে দেখবার জন্যও প্রস্তুত ছিল না। আবু জেহেল ছিল এ লোকদের মধ্যে সকলের তুলনায় বেশী | 
অগ্রসর । সে নবী করীমের (সঃ) বিরুদ্ধতায় সীমালংঘন করে গিয়েছিল। এর কারণ সে নিজেই এক সময় ব্যক্ত | 
: ০১341: be bai a LR TSAR BS Ola LS ১০৯১৪ : 


১১৩ - En সূরা আন নাস ১৫৪ j পারা ৩০ 


তি ভিত রি EE দিতি ‘EEE আল a sn নি ৪ aR ৩ 95517970751 উ- - =I EEE En) 
লোকদেরকে.খাওয়ালে আমরাও আতিথেয়তার ব্যবস্থা করতাম । তারা লোকদেরকে সাওয়ারীর ব্যবস্থা করে দিলে EB: 


| আমরাও তাই করতাম । তায়া দান করলে আমরাও দান করতাম ৷ এমনকি, আমরা ও তারা যখন মান-মর্যাদায় [৪ 
স্তর সমান সমান হয়ে গেলাম, তখন তারা (আবদে মনাফ বংশের লোকেরা) বলতে শুরু করলো যে, আমাদের বংশে |: 


একজন নবী আছেন, তার নিকট আসঙ্গান হতে অহী নাযিল হয় । তখন আমরা তাদের সংগে প্রতিছবন্দিতায় কুলাতে | 


পারলাম না। এ ক্ষেত্রে আমরা কি করে তাদের সমকক্ষতার দাবী করতে পারি । খোদার শপথ, আমরা কক্ষণই [' 
এবং কিছুতেই তাকে মানবো না। তার সত্যতা স্বীকার করবো না। (ইবনে হিশাম, প্রথম খন্ড, ৩৩৭-৩৩৮ পৃঃ)। . [ 
এহেন সংকটপূর্ণ অবস্থায় আল্লাহর নিকট হতে নবী করীম (সঃ)কে নির্দেশ দেয়া হলো “এই লোকদিগকে বল, ঢুঃ 
আমি পানাহ চাই সকাল বেলার রবের নিকট সমস্ত সৃষ্টির দুষ্কৃতি ও অনিষ্ট হইতে, রাত্রির অন্ধকার ও যাদুকর | 
যাদুকারিনীর দুষ্কৃতি হইতে ও হিংসুকদের অনিষ্ট হইতে" আরো বল “আমি আশ্রয় চাহি সমস্ত মানুষের খোদার [ 
3] নিকট-সমস্ত মানুষের বাদশাহ ও সমস্ত মানুষের মা'বুদের নিকট বার বার ফিরিয়া আসা ও লোকদের কুপরামর্শ | 
দাতার সব রকমের কুপরামর্শের অনিষ্টতা হইতে, তাহারা জিন শয়তান হউক, কিংবা মানুষ শয়তান হউক’ ৷ Ee 

J বস্তুতঃ এ কথা এবং হযরত মূসা (আঃ) এর বলা উক্তির মধ্যে গভীর সাদৃশ্য ও সামঞ্জস্য বিদ্যমান৷ ফিরাউন [ 
যখন তার জনাকীর্ণ দরবারে হযরত মূসা (আঃ)কে হত্যা করার ইচ্ছা স্পষ্ট ভাষায় প্রকাশ করেছিল, তখন তিনি [ 
বলেছিলেন? DLA gn ০:58 7:5০ HS 02 003 এ ৩০ ৪9 £ 
-আমি আমার ও তোমাদের. খোদার আশ্রয় লইয়াছি হিসাব-নিকাশের দিনের প্রতি বেঈমান সব £ 
অহংকারী -দান্িক হইতে" । (আল মু'মিন-২৭)। 22 FP 
৬৯৯০০ 01155 ০ Sis bf, ; 

-তোমরা আমার উপর আক্রমণ করিবে- ইহা হইতে আমি আমার রব ও তোমাদের রবের আশ্রয় লইয়াছি' । | 
(আদ-দোখান-২০) 
যে কঠিন মুহূর্তে এ কথাগুলো বলা হয়েছিল, উভয় মহান নবীর (সঃ) জীবনে তা সমান ও সাদৃশ্যপূর্ণভাবে | 
অত্যন্ত সংকটময় ছিল উভয়ই এ সময় ছিলেন সর্বপ্রকার সহায় সম্বল হতে রিক্ত ও বঞ্চিত। আর প্রতিপক্ষে ছিল | 
অত্যন্ত শক্তিশালী বিপুল উপায়-উপকরণ সম্বলিত ও প্রভাব প্রতিপত্তির নিরংকুশ অধিকারী । উভয় অবস্থায় উভয় চিঃ 
নবীই মহাশক্তিশালী শত্রুর বিরুদ্ধে নিজ নিজ দ্বীনী দাওয়াতের ওপর অবিচল ও দৃঢ়সংকল্প হয়ে বুক ফুলিয়ে f 
দাড়িয়ে ছিলেন অথচ এরূপ শত্রুর বিরুদ্ধে দীড়াবার মত কোন বস্তুগত শক্তি তাদের কারো নিকট ছিল না। তা [fp 
প্র সত্বেও উভয় নবীই নিজ নিজ শক্রুর ভ্রুকুটি, কুটিল কটাক্ষ, 'বন্রকঠোর হুমকি, মারাত্মক ষড়যন্ত্র ও কুটিল 
প্র শক্রতামূলক কলাকৌশলকে কেবল এ কন্ধা বলে নিতান্ত অবজ্ঞা স্বরূপ উপেক্ষা করেছিলেন ‘তোমাদের | 
মুকাবিলায় আমরা বিশ্ব স্রষ্টা মহান আল্লাহর আশ্রয় গ্র্ণ করিয়াছি।' বস্তুতঃ এরূপ উচ্চ মানসিকতা, উন্নত মনোবল EB: 
ও নীতিদৃঢ়তা দেখানো কেবল মাত্র সে ব্যক্তির পক্ষেই সম্ভব, যার মনে এ গভীর প্রত্যয় বর্তমান যে, আল্লাহই |: 
ঘর সর্বোচ্চ শক্তি ও ক্ষমতার মালিক, তীর প্রতিকূলে দুনিয়ার সর্বশক্তিই হীন ও নগণ্য । সে আল্লাহর আশ্রয় যে লোক | 
{| লাভ করতে পেরেছে দুনিয়ার কেউ তার এক বিন্দু ক্ষতি করতে পারে না। এ ধরনের দৃঢ় ঈমানদার ব্যক্তিই উদাত্ত | 
রি কে বলতে পারে সত্য দ্বীন প্রচারের কাজ হতে আমি কিছুতেই বিরত হবো না। আমার আদর্শ হতে আমি ১ 
শ্রী কস্মিনকালেও বিচ্যুত হবো না, তোমার যা ইচ্ছা করতে পার। আমি তা বিন্দুমাত্র ভয় করি না। কেননা আমি তো [| 
পি তোমার, আমার ও সারা বিশ্বলোকের রবের আশ্রয় গ্রহণ করেছি। 


১১৩ - ০১৯৭ রাহেলা ৯৫৫ পারা ৩০ 


তরল £ 
= সূরা দুটোর ব্যাখ্যা সম্পর্কে একটি প্রশ্ন দেখা দিয়েছে, তা হলো; বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে, নবী করীমের চি 
] (সঃ) উপর জাদু করা হয়েছিল । এর ক্রিয়ায় তিনি অসুস্থ ও রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন। জাদুর এ ক্রিয়া দূর [ 


করার জন্য জির্রাঈল (আঃ) এসে নবী করীম সেঃ)কে এ সূরা দুটো পড়ার উপদেশ দিয়েছিলেন । এ হলো E 


ঘর হাদীসের বিভিন্ন বর্ণনা সূত্রে প্রমাণিত কথা । এর ওপর প্রাচীন ও আধুনিক বুদ্ধিবাদী লোকেরা ভয়ানক আপত্তি [রঃ 
সির তুলেছে। তাদের বক্তব্য হলো, এ সব বর্ণনাকে সত্য মেনে নিলে গোটা শরীয়তই সন্দেহপূর্ণ হয়ে যায়। কেননা |: 
৪] নবীর ওপর যদি জাদুর ক্রিয়া হতে পারে, আর এ সব বর্ণনার ভিত্তিতে যদি তা সত্যই হয়ে থাকে, তাহলে (9 

খর বিকুদ্ধবাদীরা নবীর (সঃ) ওপর জাদু করে তীর দ্বারা কত কি বলিয়ে ও-করিয়ে নিয়েছে, তার কোন ঠিক-ঠিকানা [ 


৮০/৮০/০৪০৫ 


দু জ EOE OEE EET 


নেই । তার প্রদত্ত শিক্ষায় কত অংশ আল্লাহ প্রদত্ত এবং কত অংশ জাদুর প্রতিক্রিয়া প্রসূত তা নির্ধারণ করা কঠিন। | 
তাদের কথা এ পর্যন্তই শেষ নয়। তারা এও বলেছে যে, জাদু করার এ কথা যদি সত্যি মেনে নেয়া হয়, তাহলে | 
জাদুর দ্বারা নবীকে (সঃ) নবুয়্যতের দাবী উত্থাপন করতে উদ্বুদ্ধ করা হয়েছে কিনা এবং তার নিকট ফেরেশতা 


আসার ভ্রান্তিতে তিনি পড়ে গিয়েছিলেন কিনা, তা নিশ্চয় করে বলা যেতে পারে না । তারা আরো অগ্রসর হয়ে | 


বলেছে, এ সংক্রান্ত হাদীসসমূহ কুরআনের সঙ্গে সাংঘর্ষিক 1 কুরআনে তো কাফেরদের বিরুদ্ধে অভিযোগ : করা | 
হয়েছে এই বলে যে, তারা নবীকে সেঃ) একজন 'জাদু প্রভাবিত ব্যক্তি' ১ $৫ বলেন ঃ 

(+-0০1০৮1 ৬৭) Lome সত এ ৩ ol ০0১6] 058 FE 

আর এ হাদীসসমূহ কাফেরদের এ অভিযোগকে সত্য প্রমাণ করছে। বলছে, সত্যই নবীর ওপর জাদুর ক্রিয়া [ 
হয়েছিল। এ বিষয়টার মীমাংসা করার জন্য সর্বপ্রথম একটা কথা! বিচার্য । রসূলে করীমের (সঃ) ওপর যে জাদুর 
ক্রিয়া হয়েছিল, তা কি নির্ভরযোগ্য বিশ্বস্ত এতিহাসিক বর্ণনার দ্বারা প্রমাণিত? যদি ক্রিয়া হয়েথাকে, তাহলে তা কি 
রকম ছিল এবং কত দূর ছিল? তার পর বিচার করতে হবে যে, ইতিহাসের ভিত্তিতে যা প্রমাণিত, তার ওপর যে | 


প্রশুগুলো তোলা হয়েছে তা কি যুক্তিসঙ্গত? ঃ 
প্রাথমিককালের মুসলিম মনীষীগণ নিজেদের কল্পনা ও ধারণার ভিত্তিতে ইতিহাসকে বিকৃত করতে কিংবা ঢং 


টু সত্যকে গোপন করতে চেষ্টা করেননি, বস্তুত এ তাদের সততা ও ন্যায়পরতার অকাট্য প্রমাণ, তা অস্বীকার করার ঃ 


উপায় নেই। এ্রতিহানিক বিচার-বিবেচনায় তাঁরা যা কিছু সত্য পেয়েছেন, তাকে তারা যথাযথভাবে ইতিহাসের B 


| পৃষ্ঠায় লিপিবদ্ধ করেছেন এবং পরবর্তীকালের লোকদের পর্যন্ত তা কিছুমাত্র বিকৃত ও রদ্‌ বদল ব্যতিরেকেই |; 
৪] পৌছাবার স্থায়ী ব্যবস্থা করে গেছেন। তাদের সংগৃহীত এঁতিহাসিক তথ্য দ্বারা স্থার্থবাদী লোকেরা কোনরূপ ছি 
[ধর বিপরীত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এ আশংকা বা সম্ভবনাকে তারা বিন্দুমাত্র আমল দেননি এবং এ ভয়ে কোন | 
শ্রী এতিহাসিক প্রমাণিত সত্যকে লুকাতে বা কিছুমাত্র বিকৃত করতেও সচেষ্ট হননি। তাই কোন কথা যদি প্রকৃত |: 


নির্ভরযোগ্য সূত্রে ও বিপুল সংখ্যক এঁতিহাসিক তথ্যের ভিত্তিতে প্রমাণিত হয়ই; তাহলে তাকে সত্য মেনে নিলে 


নু মারাত্মক খারাপী দেখা দেবে এরূপ আশংকা করে ইতিহাসকেই অস্বীকার করে বসা কোন ন্যায়পরায়ণ ও জ্ঞানবাদী 
টি ব্যক্তির নীতি-হতে পারে না। পক্ষান্তরে ইতিহাস হতে ঠিক যতটুকু সত্য প্রমাণিত হয়, কল্পনার ঘোড়া ছুটিয়ে ঢ$ 
উর তাকে আরো অধিক বিস্তীর্ণ করে দেয়া এবং তার সঙ্গে আরো অনেক কথা নিজের থেকে উদ্ভাবিত করে জুড়ে [ 
পু নেয়াও কোন ক্রমেই সুবিচারের নীতি হতে পারে না। এ ধরনের সীমালংঘনকারী দুর্নীতির প্রশ্রয় না দিয়ে & 


ইতিহাসকে ঠিক ইতিহাস হিসেবে মেনে নেয়া এবং তা হতে প্রকৃতপক্ষে কতটুকু প্রমাণিত হয়, আর কি প্রমাণিত | 


2 হয় না, তা নির্ধারণ করাই একজন ন্যায়বাদী সত্যানুসন্ধিৎসু ব্যক্তির কর্তব্য ও দায়িত্ব । 


২০১১১ ISIE ESO NS | 


১১৩ 


tals Li রা আনন ১৫৬ ৃ লারা 


রি রি 
প্রমাণ করা হয়, তাহলে বলতে হবে, দুনিয়ার কোন এঁতিহাসিক ঘটনাই সত্য প্রমাণিত হতে পারে না। হযরত | 
আয়েশা (রাঃ), হযরত যায়দ এবনে আরকাম (রাঃ) ও হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বুখারী, 
মুসলিম, নাসায়ী, ইবনে মাজাহ, ইমাম আহমদ, আবদুর রাজ্জাক, হুমাইদী, বায়হাকী, তাবরানী, ইবনে সা'আদ, 
ইবনে মারদুইয়া, ইবনে আবু শাইবা, হাকেম, আবদ ইবনে হুমাইদ প্রমুখ মুহাদ্দীস এতে বিভিন্ন ও বিপুল সনদ |ঃ 
সূত্রে এতদসংক্রান্ত বিবরণ উদ্ধৃত করেছেন যে, তার মূল কথাটি -মুতাও্াতির' বর্ণনা পর্যায়ে উন্নীত হয়েছে, যদিও | 
১] তার এক একটি বর্ণনা “খবরে ওয়াহিদ? পর্যায়ের । বর্ণনাসমূহে এর যে বিস্তারিত বিবরণ পাওয়া গেছে, তার সমস্ত |: 
৪] বর্ণনার সমষ্টি রচনা করে একটা সুসংবদ্ধ ঘটনারূপে আমরা এখানে লিখেদিচ্ছি। 
ূ হুদাইবিয়ার সন্ধির পর নবী করীম (সেঃ) যখন মদীনায় প্রত্যাবর্তন করলেন, তখন ৭ম হিজরী সনের মুহররম [ 
মাসে খাইবার হতে ইহুদীদের একটি প্রতিনিধি দল মদীনায় উপস্থিত হলো ও লবীদ ইবনে আ'সম নামক একজন | 


৪] প্রখ্যাত জাদুকরের সঙ্গে সাক্ষাৎ করলো । আনসার বংশের বনু যুরাইক্‌ গোত্রের সঙ্গে এ লোকটির বিশেষ সম্পর্ক 


} ছিল।* তারা তাকে বললোঃ “মুহাম্মদ (সঃ) আমাদের সঙ্গে যে ব্যবহার করেছে, তা তুমি ভালো করেই জান। নর 


] আমরা. তার ওপর জাদু করার বহু চেষ্টা করেছি, কিন্তু সাফল্য লাভ আমাদের পক্ষে সম্ভব হয়নি। এ কারণে এখন [| 


ঘর আমরা তোমার নিকট আসতে বাধ্য হয়েছি । আমরা জানি, তুমি আমাদের মধ্যে সর্বাপেক্ষা বড় জাদুকর । আমরা ও 
তোমাকে তিনটি “আশরাফী' (তদানীন্তন বহুমূল্যবান স্বর্ণমুদ্রা) দিচ্ছি। তুমি এটা গ্রহণ কর. ও মুহাম্মদের উপর খুব [১ 
]| শক্ত ও তীব্র ক্রিয়াসম্পন্ন জাদুর আঘাত হান । এ সময় নবী করীমের (সঃ) নিকট একটা ইহুদী ছেলে তার খাদে 
ত্র ছিল। সে ছেলেটির সঙ্গে যোগ-সাজশ করে সে লোকেরা নবী করীমের (সঃ)'চিরুনীর এক টুকরা সংখ্রহ করতে 
] সক্ষম হলো। এতে ছিল তার চুল। এ চুল ও চিরুনীর দাতের ওপর জাদু করা হয়। কোন কোন বর্ণনায় বলা | 
হয়েছে, লবীদ ইবনে আসম নিজে জাদু করেছিল। অপর কিছু বর্ণনায় বলা হয়েছে, তার বোনেরা তার অপেক্ষাও [নি 


অধিক শক্তিশালী জাদুকর ছিল, তাদের দ্বারা এ কাজ করা হয়। সে যাই হোক, এ জাদু একটা পুরুষ খেজুর গাছের | 
| ছড়ার আবরণে* [৪ 


* কোন কোন বর্ণনাকারী তাকে 'ইহুদী' বলেছেন। আবার কেউ বলছেন, সে ছিল মুনাফিক ও ইহুদীদের বন্ধু বা মিত্র। রঃ 


তবে সে যে বনু যুরাইক্‌ গোত্রের লোক ছিল, এ বিষয়ে সকলেই একমত । আর বনু যুরাইক যে ইহুদীদের কোন [| 


গোত্র নয়, খাযরাজ ও আনসারদেরই গোত্র; তা সকলেই জানে। কাজেই সে হয় মদীনার ইহুদী হয়ে যাওয়া লোকদের | 
মধ্যের একজন ছিল, কিংবা ইহুদীদের মধ্যে হওয়ার কারণে কেউ কেউ তাকে ইহুদীই মনে করতো । তবুও তাকে | 
“মুনাফিক'বলায়-এ কথা বুঝা যায় যে, সে বাহ্যত মুসলমানই ছিল । £ 
“প্রথমে খেজুরের ছড়া একটা আবরণের দ্বারা পরিবেশিষ্টত থাকে । আর পুরুষ খেজুর গ্যছের এ আবরণ্রে.বর্ণ মানুষের | 
বর্ণের সঙ্গে মিলে যায় । মানুষের শুক্রের গন্ধের মত তার গন্ধ হয়ে থাকে । রি 


জিনিশ seen ne manna pees 


চু রা হ 
সর করীমের (সঃ) ওপর এ জাদুর ক্রিয়া হওয়ায় এক বছর সময় লেগেছিল. দ্বিতীয় ছয় মাসে নবী করীমের সেঃ) | 
শি স্বাস্থ্যে কিছুটা বিকৃতি অনুভূত হতে শুরু হয়।শেষ চল্লিশ দিন অবস্থা কৃঠিন এবং শেষ তিনদিন কঠিনতর হয়ে দেখা | 
নি দেয়। কিন্তু রসূলে করীমের সেঃ) ওপর এর খুব বেশী প্রতিক্রিয়া যা দেখা দিয়েছিল, তা শুধু এতটুকু ছিল যে, [৯ 
ত্র তিনি ক্রমশ ‘নিস্তেজ নিবীর্য হয়ে আসছিলেন । কোন কাজ করেছেন মনে হলেও দেখা যায়, তা করা হয়নি। তার | 
শি বেগমদের সম্পর্কে মনে হচ্ছিল যে, তিনি তাদের নিকট গিয়েছেন, কিন্তু আসলে যান নি। কোন কোন সময় | 
দি] দৃষ্টিশক্তি সন্বদ্ধেও-সন্দেহ জাগতো । মনে হতো একটা জিনিস তিনি দেখেছেন অথচ আসলে তিনি তা দেখেননি । এ টি 
2] সব প্রতিক্রিয়া তার নিজ সত্তা পর্যস্তই সীমাবদ্ধ ছিল। এমন কি, তার ওপর কি ঘটে যাচ্ছে, তা নিকটের লোকেরা | 
চর জানতেও পারতো না! কিন্তু নবী হিসেবে তার যে দায়িত্ব ও কর্তব্য ছিল, তা যথাযথ পালন করার ব্যাপারে | 
টি বিন্দুমাত্র ব্যাঘাত সৃষ্টি হতে পারেনি । এ সময় তিনি কুরআনের কোন আয়াত ভুলে গেছেন, কিংবা কোন আয়াত | 
পুন তিনি তুল পড়েছেন, অথবা তার সংস্পর্শে, ওয়া ও বক্তৃতায়, তার প্রদত্ত শিক্ষা-দীক্ষায় কোনরূপ পার্থক্য বা | 
সপ ব্যতিক্রম দেখা দিয়েছে, অহীর মাধ্যমে নাযিল না হওয়া কোন কালামকে তিনি অহীরূপে পেশ করেছেন, নামায | 
প্র তরক হয়ে গেছে এবং তিনি মনে করে নিয়েছেন যে তা পড়েছেন॥অথচ পড়েননি,-এগুলো ও এধরনের কোন. 
রী একটা কথাও ইতিহাসের এ বিপুল সম্ভারে কোন একটা ক্ষুদ্র বা ইংগিতপূর্ণ বর্ণনায়ও পাওয়া যাবে না। কেননা, [ি 


| খোদা না করুন এমন কোন ব্যাপার যদি আদৌ এবং কোন এক মৃহূর্তেও ঘটে থাকতো তাহলে তা চারদিকে 


টি অবশ্যই রাষ্ট্র হয়ে যেতো । সমগ্র আরব চীৎকার করে উঠতো যে'যে নবীকে কোন শক্তিই পরাস্ত করতে পারেনি 
টন একজন সাধারণ জাদুকরের জাদুই তাকে হেস্তনেন্ত ও পর্যুদস্ত করে দিয়েছে। বস্তুত নবী করীমের ওপর জাদুর | 
সর ক্রিয়া শুধু তার দেহ পর্যন্তই সীমাবদ্ধ ছিল। তিনি নিজ শরীরে ও স্বাস্থ্যে এ প্রতিক্রিয়া অনুভব করে কিছুটা অস্থির চিং 
৪] হয়ে পড়তেন । কিন্তু তীর নবুয়াতের মর্যাদা তিনি যে আল্লাহর মবী ছিলেন ও এ হিসেবে যে সব দায়িত্ব, কর্তব্য ও (টি 
মু বিশেষ গুণাবলী তার ছিল তা পালনে ও আচরণে সম্পূর্ণ অপ্রভাবিত বা প্রভাবমুক্ত ছিল। জাদুর ক্রিয়া এর ওপর | 
টন আদৌ কোন প্রভাব সৃষ্টি করতে পারেনি । শেষদিকে তিনি একদিন হযরত আয়েশার (রাঃ) ঘরে উপস্থিত ছিলেন। 


| তখন তিনি আল্লাহর নিকট পর পর দো'আ করলেন । সে মুহূর্তে তিনি নিদ্রাকাতর হয়ে পড়লেন কিংবা তন্দ্রা তাকে | 


টিন জড়িয়ে ধরলো । পরে তিনি জাগ্রত হয়ে হযরত আয়েশা (রাঃ)কে বললেন “আমি আমার খোদার নিকট যা জানতে 3 
| চেয়েছিলাম, তিনি তা আমাকে জানিয়ে দিয়েছেন’ । হযরত আয়েশা (রাঃ) জিজ্ঞাসা করলেন “তা কি"? নবী করীম | 


রী (সঃ) বললেন 'দু'জন লোক (অর্থাৎ ফিরেশতা দু'জন লোকের বেশে) আমার নিকট এলো। একজন মাথার দিকে | 


টু] বসলো ও অপরজন পায়ের দিকে। একজন জিজ্ঞাসা করলো ‘এর কি হয়েছে'? অপরজন উত্তর দিল এর ওপর নু 
টি] জাদু করা হয়েছে'। সে জিজ্ঞাসা করলে! 'কে জাদু করেছে”? উত্তরে বলা হলো 'লবীদ ইবনে আসম'। জিজ্ঞাসা ছু 


করলো “কিসে জাদু করা হয়েছে? বলা হলো চিরুনী ও চুলে একটা পুরুষ খেজুর গাছের ছড়ার আবরণের মধ্যে 
{| রেখে তা করা হয়েছে'। জিজ্ঞাসা করা হলো তা কোথায়? বলা হলো বনু যুরাইকের 'বী-যারওয়ান” কৃণৃর তলায় | 


টী পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে'। এখন কি করা যেতে পারেজিজ্ঞাসা করা হলে বলা হলো ৪ ‘কুপের সব [f 
শি পানি সেঁচে দিয়ে পাথরের তলা হতে তা বের করতে হবে । অতঃপর নবী করীম (সঃ) হযরত আলী (রাঃ). হযরত চু 


| 'আম্মার ইবৃনে ইয়াসার (রাঃ) ও হযরত জুবাইর (রাঃ)কে সেখানে পাঠিয়ে দিলেন। যুবাইর ইবৃনে এয়াস যুরকী ও | 


নু 'কায়স-ইবৃনে মিহসন যুরকী- অর্থাৎ বনু যুরাইকের এ ব্যক্তিদ্বয়ও তাদের সঙ্গে গেলেন। পরে নবী করীম (সঃ). | 
= নিজেও কতিপয় সাহাবী সংগে নিয়ে সেখানে উপস্থিত হলেন। কূপ হতে পানি তোলা হলো এবং সেই খেজুর £ 
ন] গাছের চূড়ার আবরণও উদ্ধার করা হলো তাতে চিরুনি ও চুলের সংগে পেচানো ‘একগাছি সূতোয় এগারোটি | 


ন} গেরো লাগানো ছিল। সে সংগে একটি মোষের পুট্‌লি ছিল এবং ভাতে কয়েকটি সুই বসানো ছিল। জিব্রাঈল [| 


মী (আঃ) এসে বললেন আপনি “মু আব্বেযাতায়ন'- সূরা ফালাক ও সূরা নাস পাঠ করুন’ । এ নির্দেশ অনুযায়ী নবী (| 
2 করীম (সঃ) এক একটি আয়াত পাঠ করতেন এবং এতে এক একটা গেরো হ 


নু খুলে যেত ও পুতলি হতে এক একটা সুই বের করা হতো ৷ শেষ পর্যন্ত পৌছার সংগে সংগে সব ক'টি গেরো খুলে চু! 
নী গেল । সব সুই বের করা হলো এবং তিনি জাদুর প্রভাব হতে সম্পূর্ণ মুক্ত হয়ে গেলেন। মনে হলো, আঁট-সাট বাঁধা চি 
2] এক ব্যক্তি যেন সহসা বন্ধনমুক্ত হয়ে গেছে। এরপর নবী করীম (সঃ) লবীদকে ডেকে তার নিকট এ জন্য | 
শু কৈফিয়ত চাইলেন সে নিজের অপরাধ স্বীকার করলো, নবী করীম (সঃ)ও তাকে ক্ষমা করে দিলেন. কেননা, * 3 
ও] তিনি ব্যক্তিগত কারণে কারো ওপর প্রতিশোধ গ্রহণ করতেন না । শুধু তাই নয়, তিনি এ ঘটনার চর্চা করতেও | 
৪] অস্বীকৃতি জানালেন । বললেন, আল্লাহই খখন আমাকে জাদু ক্রিয়া হতে মুক্ত করে সম্পূর্ণ নিরাময় করে দিয়েছেন, | 
১] তখন আমি লোকদেরকে কারো বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলতে চাই না। . রি 
ত জাদু সংক্রান্ত ঘটনার মোটামুটি কাহিনী এটুকুই এবং নবী করীমের (সঃ) নবুয্্যতের পরিপন্থী কিংবা তার | 
=] পক্ষে ক্ষতিকর কোন ব্যাপারই এতে নেই । ব্যক্তিগতভাবে তাকে যদি আহত করা যেতে পারে ওহুদ যুদ্ধে যেমন [৪ 
] হয়েছিল, অশ্বপৃষ্ঠ হতে যদি তিনি পড়ে যেতে পারেন- যেমন বহু হাদীস হতে প্রমাণ্তি, বিচ্ছু যদি তাকে দংশন | 
শি করতে পারে- অন্য কিছু হাদীস হতে যেমন জানা যায় এবং এর মধ্যে কোন ঘটনাও যদি নবী হিসেবে তার [বি 


সংরক্ষণের জন্য দেয়া আল্লাহর ওয়াদার পরিপন্থী না হয়ে থাকে, তাহলে নবী করীমের (সঃ) ব্যক্তিগতভাবে | 


2] জাদুক্রিয়ায় রোগাক্রান্ত হয়ে পড়া অসম্ভব হবে কেন? নবীর (সঃ) ওপর যে জাদুক্রিয়" কার্যকর হতে পারে, তা তো “চু 
) কুরআন হতেও প্রমাণিত ৷ সূরা আ'রাফে ফিরাউনের জাদুকরদের সম্পর্কে বলা হয়েছে, তারা যখন হযরত মূসার he 
(আঃ) মুকাবিলায় দাড়িয়ে গেল, তখন এ 'জাদুকরদের' প্রতিযোগিতা দেখার জন্য উপস্থিত হাজার হাজার মানুষের 'চ 
দৃষ্টির ওপর তারা জাদুর প্রভাব বিস্তার করে দিল £ ৮)! ৫৮৪! 19১ (১১৬ নম্বর আয়াত) ! সূরা 'ত্বা-হা'য় 


বলা হয়েছে যে সব লাঠি ও রশি তারা নিক্ষেপ করেছিল, সেগুলো দেখে কেবল সাধারণ লোকেরাই নয়, হযরত (৪ 


টু মূসা (আঃ)ও মনে করলেন, সেগুলো সাপের মত তাদের দিকে দৌড়ে আসছে। এতে হযরত মূসা (আঃ) ভীত | 
৪] হয়ে পড়লেন। শেষ পর্যন্ত আল্লাহতা'আলা তীর প্রতি অহী নাযিল করে বললেনঃ'ভয় পেয়ো না, জয়ী তুমিই হবে। | 


বু নিজের লাঠিখানা নিক্ষেপ করতো" । আয়াতটি হলো ৪ 


এ) ০ ০১৬ ০০০৪ 1৯৮০ ০৫ এ ৭৯4 += 27 
- ৬০৮ LI she ES al 51272 


x Ht ‘তাহাদের নিক্ষিপ্ত রশি ও লাঠি গুলি মনে হইল যেন তাহার দিকে দৌড়াইয়া আসছে এতে মূসা ভয়, পেল।” চু 
আমি বললাম, ভয় পাইও না, তুমিই বিজয়ী হইবে । তোমার ডান হাতের যষ্ঠি নিক্ষেপ কর' (৬৬-৬৯ নম্বর 
আয়াত) ৷ F 
) নবী করীমের (সঃ) ওপর জাদুর প্রভাব হতে পারে বা হয়েছিল, এ কথা মেনে নিলে মক্কার কাফেরদের চট 


'প্রচারনাই- সত্য প্রমাণিত হয়। তারা বলেছিল ‘এ লোকটি জাদু প্রভাবিত’ । এ তো ভালো কথা নয়। এ সম্পর্কে |: 


৪] আমাদের বক্তব্য হলো, পূর্বোদ্ধৃত আলোচনার পরিপ্রেক্ষিতে বিবেচনা করলে এ কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক [১ 
৪] মনে হয়। মন্তার কাফেররা নবী করীম (সঃ)কে 'জাদু প্রভাবিত' বলতো এ কথা ঠিক, কিন্তু তাদের এ কথার অর্থ | 
৪] এই ছিল না যে, তিনি কোন জাদুকরের ক্রিয়ায় রোগাক্রান্ত হয়ে পড়েছেন। এ অর্থে তারা এ কথাটি বলতোও্না। | 
৮] বরং তাদের এরূপ কথার অর্থ ছিল-এবং আসলে তারা বুঝাতে চাচ্ছিল যে, কোন জাদুকর নবী করীম (সঃ)কে (১ 


[28] নাউযুবিল্লাহ পাগল বানিয়ে দিয়েছে। আর এ পাগলামীর কারণেই তিনি নবুয়্যতের দাবী করে বসেছেন ও Bঃ 


পু বেহেশৃত-দোযখের প্রলাপ বকছেন (এক কথায় নবুয়্যতকে তারা পাগলামীর ফলশ্রণতি ও নবীর প্রদত্ত শিক্ষাকে : 
ত্র পাগলের প্রলাপোক্তি বলে প্রচারণা চালাতো)। কিন্তু প্রকৃত ব্যাপার যখন এই যে, জাদুক্রিয়া নবী করীমের (সঃ) |: 
2] ব্যক্তিসত্তা, তার শরীর ও স্বাস্থ্যের ওপর প্রভাব বিস্তার করেছিল এবং তা নির্ভুল এঁতিহাসিক তথ্যে প্রমাণিত কিন্তু |: 
৪] ‘নবী করীমের (সঃ) নবুয়্যতের ওপর তার বিন্দুমাত্র প্রভাবও প্রতিফলিত হয়নি, তা সম্পূর্ণ অক্ষুণ্ন অব্যাহত ছিল, পু 
AE তি 


১১৩ - ১১১৪ সূরা আল ফালাক - জনি ৫ পারা ৩০ 


ক্রস = 
ধারণার মূলে একটা ধারণাই কাজ করছে । তারা মনে করে, জাদু'র কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া যায় না। কাজেই [৮ 
তাকে বাস্তব মনে করা যেতে পারে না। কিন্তু দুনিয়ায় এমন বহু জিনিসই আছে যা বাস্তব অভিজ্ঞতা ও দি 
পযবেক্ষর্ণেই শুধু আসে, কিন্তু তা কিভাবে, তার কোন-বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়া সম্ভব নয়। বস্তুত যার বৈজ্ঞানিক [টি 


ব্যাখ্যা দেয়া যায়না তার অস্তিত্বকেই অস্বীকার করতে হবে, জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে এমন কোন কথা নেই।জাদু |" 


মূলতঃ একটা মনস্তাত্বিক প্রক্রিয়া । তা মন. হতে সংক্রামিত হয়ে দেহকে প্রভাবিত করতে পারে. যেমন দৈহিক |. 


সী প্রভাব সংক্রামিত হয়ে মনকে প্রভাবিত করে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, তয় একটা মনস্তাত্বিক জিনিস ৷ কিন্তু তা 
দেহে সংক্রামিত হয়ে ভয়ে লোমহ্ষ্ণ ঘটে | দেহ থর থর করে কাপতে শুরু করে। জাদুর দ্বারা আসল ব্যাপারে | 


পরিবর্তন ঘটে না বটে, কিন্তু তার দরুন 'মানুষের মন ও ইন্দ্রয়নিচয় - প্রভাবিত হয় । তখন আসল ব্যাপারই ন্ট] 
পরিবর্তিত হয়ে গেছে বলে অনুভূত হয় হযরত মূসার প্রতি জাদুকররা লাঠি ও রশি নিক্ষেপ করেছিল। তা প্রকৃত |; 


পক্ষে সাপ হয়ে যায়নি। কিন্তু উপস্থিত হাজার হাজার মানুষের চোখের ওপর এমন জাদু করা হয়েছিল. যে তারা 
সেগুলোকে সাপই মনে করেছিল। এমনকি হযরত মূসার (আঃ) ইন্ত্রয়নিচয়ও: এ জাদুর প্রভাব হতে মুক্ত চি 
| থাকেনি । সূরা আল বাকারার ১০২'নম্বর আয়াতে “বলা হয়েছে ‘বেবিলনে হারন্ত মারুতের নিকট হতে লোকেরা (ি 
এমন জাদু শিখত যাহা স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারত; ৷" আসলে এও একটি মনস্তাত্বিক প্রতিক্রিয়া ছু 
ছিল মাত্র । আর বাস্তব অভিজ্ঞতায় মানুষ যদি এ প্রক্রিয়ার সাফল্য ও সম্ভাবতা বুঝতে ও জানতে না পারতো, Bl 
তাহলে কেউ এ জিনিসের একবিন্দু গুরুত্ব দিত না। তবে এ কথা নিঃসন্দেহ যে, বন্দুকের গুলী ও বিমান নিক্ষিপ্ত [সি 
বোমার মত জাদুর কার্বকারীতা আল্লাহর অনুমতি ছাড়া অসম্ভব । কিন্তু সহসা সহস্র বছর ধরে যা মানুষের অভিজ্ঞতা |: 
ও পর্যবেক্ষণে ধরা পড়েছে তার অস্তিত্বকে অস্বীকার করা নিছক হঠকারিতা ছাড়া কিছু নয় । 


ইসলামে ঝাড়-ফুঁকের স্থান 


এ দুটো সূরা প্রসংগে আরও একটি প্রশ্ন দেখা, দেয় তা হলো, ইসলামে ঝাড়-ফুঁকের স্থান কোথায় । ইসলাম ps 


কি এটা সমর্থন করে ও জায়েয বলে ঘোষণা করে? দ্বিতীয়ত ঝাড়-ফুঁকের আসলেই কোন প্রভাব ও প্রতিক্রিয়া [নি 


আছে কি? এ প্রশ্ন উথাপিত হওয়ার বিশেষ কারণ রয়েছে। বহু সংখ্যক সহীহ্‌ হাদীসে উল্লেখিত হয়েছে, নবী ছু 
করীম (সঃ) নিজে'প্রতি রাতে শোবার. সময় আর বিশেষ করে অসুস্থ ও রোগাক্রান্ত হয়ে পড়লে এই 'ফালাক্ক' ও | 
‘নাস’সূরা অথবা কোন কোন বর্ণনা মতে “কুলহু আল্লাহু' ও এদুটো সূরা তিন তিন বার পড়ে নিজের দুই হাতে ফুঁ [৪ 
দিতেন ও মাথা হতে পা পর্যন্ত পূর্ণদেহে-যতদুর তার হাত পৌছাত -হাত দুখানি মলতেন। সর্বশেষ রোগে তিনি | 
নিজে যখন এরূপ করতে পারছিলেন না, তখন হযরত আয়েশা (রাঃ) নিজ হতে কিংবা নবী করীমের (সঃ) ff 
3] নির্দেশে এ সূরা কটি পড়ে বরকতের আশায় তারই হাত মুবারকে সারা শরীরে ফিরিয়ে দিয়েছিলেন। এ সংক্রান্ত [ 
শর বৰ্ণনাসমূহ বুখারী, মুসলিম, নাসায়ী, ইবনে মাযাহ, আবু দাউদ, মুয়াত্তা ও ইমাম মালেক গ্রন্থে হযরত আয়েশ! | 
(রাঃ) হতে সহীহ ও নির্ভরযোগ্য সনদ সূত্রে উদ্ধৃত হয়েছে । আর হযরত আয়েশা অপেক্ষা রসূলে করীমের ঘরোয়া চি 

জীবন সম্পর্কে বেশি ওয়াকিফহাল যে .. _. কেউ ছিল না তা বলাই বাহুল্য । pe 
) এ পর্যায়ে সর্বপ্রথম আমরা ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ বুঝতে চেষ্টা করবো। এ বিষয়ে হযরত ‘আবদুল্লাহ’ 
] ইবনে আববাস (রাঃ) হতে একটা দীর্ঘ হাদীস বর্ণিত হয়েছে। তার শেষ ভাগে নবী করীম (সঃ) ইরশাদ করেছেন : টি 
“আমার উম্মতের সেই সব লোক বিনা হিসেবে বেহেশতে যাবে যারা দাগ্‌ দেয়ার চিকিৎসা করায় না এবং ঝাড়-ফুঁক } 
করায় না, ফাল' গ্রহণ করে না! বরং নিজেদের আল্লাহর ওপর তাওয়ারুল করে (সুসলিম)। হযরত মুগীর! ইব্নে |: 
শু'বার বর্ণনা হলো, নবী করীম (সঃ) বললেন , যে লোরু দাগানোর চিকিৎসা করালো ও ঝাড়-ফুঁক করালো, সে & 


| আল্লাহর ওপর তাওয়ান্কুল হতে বিচ্ছিন্ন হয়ে গেল’ (তিরমিযী) । হযরত “আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হতে 


বণীতি হয়েছে রসূলে করীম (সঃ) দশট জিনিস অপছন্দ করতেন। তন্মধ্যে একটা হলো ঝাড়-ফুঁক। তবে 'সূরা [ 
{| ফালাক' সিনহার হাত 'কুলছু-আল্লাহু'সহ এ দুটো সূরা পড়া অপছন্দ করতেন না (আবু দাউদ, 


1 আহমদ, নাসায়ী, ইবৃনে হাব্বান, কনের জেলালে লে চল 
ঝাড়-ফুকের কাজ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছিলেন কিন্তু পরে এ শর্তে তা করার অনুমতি দিলেন যে, ত তাতে শিরক 
৪] হবে না, আল্লাহর পবিত্র নাম কিংবা তার পাক কালাম পড়ে ঝাড়তে হবে । কালাম বোধগম্য হতে হবে, তাতে যে শু 
১] " কোন গুনাহের ব্যাপার নেই, তা জানা থাকবে । আর ভরসা ঝাড়-ফুঁকের ওপর থাকবে না, তা নিরাময় করতে টঃ 

শর পারে- এরূপ বিশ্বাস মনে রাখবে না। বরং আল্লাহর ওপর ভরসা রাখতে হবে, তিনি চাইলে তার উপকার দিবেন, | 
] এআশাতেই এ কাজ করা যেতে পারে। i 

শরীয়তের এ দৃষ্টিকোণ স্পষ্ট করার পর হাদীসসমূহ হতে কি জানা যায় তাই বিবেচ্য । তাবরানী ‘সগীর' গ্রন্থে ঢঃ 


হযরত “আলীর বর্ণনা উদ্ধৃত করেছেন। তাতে বলা হয়েছে, ‘নবী করীমের (সঃ) নামায পড়াকালে একবার এক 


9] বিচ্ছ তাকে দংশন করে। নামায পড়া শেষ করে তিনি বললেন ০8505 a 
টু নামাধীকে রেহাই দেয়, না অন্য কাকেও! পরে তিনি পানি ও নুন আনালেন এবং ক্ষতস্থানে নূনের পানি লাগাতে বি 
লাগাতে সূরা আল-কাফিরুন, সূরা ইখলাস ও এই শেষ দুটো সূরা পড়তে লাগলেন' : 

হযরত ইবনে 'আব্বাসেরও (রাঃ) একটা বর্ণনাহাদীসসমূহেউদ্ধৃত হয়েছে। নবী করীম (সঃ) হযরত হাসান | 
(রাঃ) ও হযরত হুসাইনের (রাঃ) ওপর নিঙ্গোদ্ধৃত দোয়া পড়তেন £ « 


Ly ons JS 2. 2255 sles ৩০ 25160 411 ০৪ (০4251 
-আমি তোমাদের দুজনকে আল্লাহর পূর্ণাঙ্গ কালেমাসমূহের আশ্রয় দিচ্ছি-প্রত্েক শয়তান ও কষ্টদায়ক ₹তে 
এবং সব খারাপ নজর হতে’ (বুখারী, মুসনাদে আহমদ, তিরমিযী, ইবনে মাজাহ্‌)। 


মুসলিম, মুআত্তা, তাবরানী ও হাকেম প্রমুখ সামান্য শব্দগত পার্থক্য সহকারে উসমান ইব্নে “আবুল আস |] 
সকফী সম্পর্কে এ বর্ণনা উদ্ধৃত করেছেন যে, তিনি নবী করীমের (সঃ) নিকট অভিযোগ করে বললেন, “আমি যে মু] 


সময় হতে মুসলমান হয়েছি আমি একটা ব্যথা অনুভব করছি। ব্যাথাটি আমাকে যেন মেরে ফেলতে চায়'। নবী | 


করীম (সঃ) বললেন ৪৮557775885 আর এই দোয়াটি -সাত 


ITE 95৮, ০০৩০ 53455 41৬ Syl 

Ee EE Re EE ba) 
লেগে যাওয়ার আমি ভয় পাই'। : 
3 মুআত্তা গ্রন্থে এ কথাও রয়েছে যে, উসমান ইবনে আবুল আস বললেনঃ “এরূপ করার পর আমার সে ব্যাথা | 
] দূর হয়ে যায়। আমি আমার ঘরের লোকদেরকেও এ জিনিসের শিক্ষা দিচ্ছি'। রি 
মুসনাদে আহমদ ও তাহতী গ্রন্থে তুলুক ইবনে আলীর বর্ণনা উদ্ধৃত হয়েছে। তাতে তিনি বলেন ঃ নবী 
77577075757 
ক্ষতস্থানে হাত লাগালেন। £ 
| মুসলিম শরীফে হযরত আবু সাঈদ খুদরীর বর্ণনায় বলা হয়েছে, নবী করীয় (সঃ) একবার অনুসথ হয়ে «র্‌ 
পড়েন। হযরত জিব্রাঈল (আঃ) এসে জিজ্ঞাসা করলেন “হে মুহাম্মদ! আপনি কি রোগাক্রান্ত হয়ে পড়েছেন'? [ি 
টি তিনি বললেন হা ৷ জিবরাঈল (আঃ) বললেন | 


5 ৯ ৮৬০8৬ tld 


SOE ররর যক ৪ :» 
EE : 


কন নবী চু 


নু করীম (সঃ) অসুস্থ ছিলেন। আমি দেখতে গেলে তাকে খুব কষ্টের মধ্যে পেলাম ৷ সন্ধ্যাকালে পুনরায় গেলে তাকে | 
এ] সম্পূর্ণ সুস্থ দেখলাম । এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন জিবরাঈল এসেছিলেন। | 


5 তিনি কিছু 'কালেমা' দিয়ে আমাকে ঝাড়লেন। অতঃপর পূর্ববর্তী হাদীসের কথাগুলো তাঁকে শুনালেন। হযরত 5 
টু] আয়েশা (রাঃ) হতেও মুসলিম ও মুসনাদে আহমদ এহে অনুরূপ বর্ণনা উদ্ধৃত হয়েছে। Re 
5] ইমাম আহমদ তীর মুসনাদ গ্রন্থে উন্মূল মু'মিনীন হযরত হাফ্সার (রাঃ) একটা বর্ণনা উদ্ধৃত করেছেন। | 


“একদিন নবী করীম (সঃ) আমার ঘরে এলেন । আমার নিকট তখন ‘শিফা’* নামে এক মহিলা বসেছিলেন। তিনি চি 


টি নামেলাকে (যুবাব) ঝাড়তেন। নবী করীম (সঃ) বললেন “হাফ্সাকেও সে প্রক্রিয়া শিখিয়ে দাও' । শিফা বিনতে [| 
রী আবদুল্লাহর এ বর্ণনাটি তার নিজের জবানীতে মুসনাদে আহমদ, আবু দাউদ ও নাসারীতে উদ্ধৃত হয়েছে। তিনি | 
দিন বলেছেন নবী করীম (সঃ) নিজেই আমাকে বললেন “তুমি হাফসাকে যেভাবে লেখাপড়া শিখিয়েছ, নামেলাকে | 
পয ঝাড়বার প্রক্রিয়াও সেভাবে তাকে শিখিয়ে দাও' । J 
a মুসলিম শরীফে “আউফ ইবনে মালেক আশজায়ীর বর্ণনা উদ্ধৃত হয়েছে। তিনি বলেন £ জাহেলিয়াতের 
শি জামানায় আমরা ঝাড়-ফুঁক করতাম । আমরা রসূলে করীম (সঃ)কে জিজ্ঞাসা করলাম এ বিষয়ে তার অভিমত | 
| বি নবী করীম (সঃ) বললেন “তোমরা যে সব জিনিস দ্বারা ঝাড়-ফুঁক করতে তা আমার নিকট পেশ কর। [ 
মিনু ঝাড়-ফুঁকে কোন দোষ নেই, যদি তাতে শিরক্‌ না থাকে'। a 
| মুসলিম, মুসনাদে আহমদ ও ইবৃনে মাজা'য় হযরত জাবির ইব্নে আবদুল্লাহর বর্ণনা উদ্ধৃত হয়েছে। বলা ১ 
প] হয়েছে, নবী করীম (সঃ) ঝাড়-ফুঁক নিষেধ করে দিয়েছিলেন। পরে হযরত আমর ইবুনে হাজমের বংশের লোকেরা 
৪] এলো ও বললো “আমরা একটা প্রক্রিয়া জানতাম, যার দ্বারা আমরা বিচ্ছুর (বো সাপের) দংশন হলে ঝাড়তাম। [ 
সু কিন্তু আপনি এটা নিষেধ করে দিলেন।' পরে তারা নবী করীম (সঃ)কে ঝাড়-ফুঁকের মন্ত্র পড়ে শুনাল। তিনি 
ঘর বললেন ‘এতে তো কোন দোষ দেখি না। তোমাদের কেউ.যদি কৌন ভাইকে উপকার দিতে পারে তবে সে যেন [৪ 
রর জাবির ইব্নে “আবদুল্লাহ বর্ণিত দ্বিতীয় হাদীসটি মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে। তাতে বলা হয়েছে, 'হাজম [ 
জু বংশের লোকদের নিকট সর্প-দংশন চিকিৎসার একটা প্রক্রিয়া ছিল, নবী করীম (সঃ) তা প্রয়োগের অনুমতি দেন? । [চু 
গর মুসলিম, মুসনাদে আহমদ ও ইবৃনে মাজায় উদ্ধৃত হযরত আয়েশা (রাঃ) বর্ণিত হাদীসটিতে তার সমর্থন রয়েছে | 
৪] হাদীসডিতে বলা হয়েছে, নবী করীম (সঃ) আনসারদের এক বংশকে বিষাক্ত জীবের দংশন চিকিৎসায় ঝাড়-ফুঁক | 
৪] করার অনুমতি দিয়েছিলেন ।মুসনাদে আহমদ, তিরমিযী, মুসলিম ও. ইব্নে মাজায় হযরত আনাস (রাঃ) বর্ণিত 
দিন অনুরূপ কথার কয়েকটি হাদীস উদ্ধৃত হয়েছে। তাতে নবী করীম (সঃ) বিষধর জীবের দংশন, যুবাব রোগ ও | 
3} কুদৃষ্টি ঝাড়ার অনুমতি দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। র 
5 মুসনাদে আহমদ, তিরমিযী, ইবৃনে মাযাহ ও হাকেমে হযরত উমাইর (রাঃ) হতে বর্ণিত হাদীসটি হলো, - 
পিন ‘জাহেলিয়াতের জামানায় একটা প্রক্রিয়া আমার জানা ছিল, আমি তার দ্বারা ঝাড়ফুঁকের কাজ করতাম । আমি নবী |: 
[22] করীমের (সঃ) সমীপে তা পেশ করলাম । তিনি বললেন, ‘এ হতে অমুক জিনিস বাদ দাও। অবশিষ্ট দ্বারা তুমি | 
চিন ঝাড় ফুঁকের কাজ চালাতে পার ।" 5 
{ মুআত্তা গ্রন্থে বলা হয়েছে, হযরত আবুবকর (রাঃ) তীর কন্যা হযরত আয়েশা'র (রাঃ) ঘরে উপস্থিত হয়ে হ 
পি দেখতে পেলেন, তিনি অসুস্থ হয়ে আছেন এবং একটা ইহুদী মেয়ে লোক তাকে ঝাড়ছে। তখন তিনি বললেন, | 
2] আল্লাহর কিতাব পড়ে ঝাড় । এ হতে জানা. গেল, আহলি কিতাবের লোক যদি তওরাত বা ইন্জীলের আয়াত পড়ে 
লি] ঝাড়ে তা হলেও জায়েয হবে । | . A: 
|| "< “মহিলার আসল নাম ছিল পাইলা’ । লিফা বিনতে আবদুল্লাহ লামে সাধারণত পরিচিতা ছিলেন৷ হিজরাতের পূর্বেই ঈমান এনেছিলেন বনু আদী | 


রি রর তা 


(রাঃ) আত্থীয়া ছিলেন। 


সস সদ স্নান সহস্র 


এর পর প্রশ্ন থাকে ঝাড়-ফুঁকে কোনউপকারসত্যই হয় কি? এর উত্তর হলো, নবী করীম (সঃ) ওষুধ ব্যবহার 
ও রোগের চিকিৎসা করতে কখনো নিষেধ করেননি । শুধু তাই নয়, তিনি নিজেই বলেছেন, “আল্লাহতা"আলা | 
প্রত্যেক রোগের ওষুধ সৃষ্টি করেছেন। কাজেই তোমরা ওষুধ ব্যবহার ও রোগের চিকিৎসা কর ।' নবী করীম (সঃ) 
নিজে কোন কোন রোগের ওষুধ বলে দিয়েছেন। হাদীস গ্রন্থসমূহে 'কিতাবুত-তিব' “চিকিৎসা গ্রন্থ দেখলেই এ 
বিষয়ে বিস্তারিত জানা যায় । কিন্তু আসল কথা, ওষুধও উপকার করে আল্লাহর অনুমতিতে, তার হুকুমে ৷ নতুবা 
সকল প্রকার ওষুধ ও চিকিৎসা পদ্ধতি যদি অমোঘ হতো, অনিবার্ধভাবে উপকার করতো ও কার্যকর হতো, তাহলে 
অন্ততঃ হাসপাতালে চিকিৎসাধীন থেকে কেউ মরতো না। কাজেই ওষুধ ও চিকিৎসা পদ্ধতি প্রয়োগের সংগে সংগে 
যদি আল্লাহর কালাম ও তার পবিত্র নামসমূহ পড়ে ফায়দা পেতে চাওয়া হয়, কিংবা যেখানে কোনরূপ চিকিৎসা 
ব্যবস্থার আশ্রয় গ্রহণের কোন উপায় নেই, সেখানে যদি একান্তভাবে আল্লাহর দিকে 'রুজু' করে তার কালাম ও 
'আসমায়েহাসানা' পড়ে ফায়দা পেতে চেষ্টা করা হয়, তা হলে বস্তুবাদীদের ছাড়া অন্য কোন বুদ্ধিমান ব্যক্তিরই 
আপত্তির কারণ হবে না- সাধারণ বিবেক-বুদ্ধির বিপরীত হবে না* তবে ওষুধ ও চিকিৎসা ব্যবস্থার এ সুযোগে 
কিছু লোকের আমল-তাবীজ ইত্যাদির দোকান খুলে বসা ও তাকেই উপার্জনের উপায়রূপে গ্রহণ করা- এ কখনই 
শোতনীয়, বাঞ্ছনীয় ও উচিত হতে পারে না। 

এ ব্যাপারে অনেকে হযরত. আবু সাঈদ খুদরীর একটা বর্ণনাকে দলীল হিসেবে পেশ করে থাকে । হাদীসটি [ 
বুখারী, মুসলিম, তিরমিযী, মুসনাদে আহমদ, আবু দাউদ ও ইব্‌নে মাযায় উদ্ধৃত ইয়েছে। বুখারী শরীফে উদ্ধৃত. [| 
ইবৃনে আব্বাসের (রাঃ) বর্ণনাটা তার সমর্থন করে। তাতে বলা হয়েছে, নবী করীম (সেঃ) তার কতিপয় সাহাবীকে 
একটি অভিযানে পাঠালেন হযরত আবু সাঈদ খৃদরীও (রাঃ) তাদের মধ্যে ছিলেন । এ লোকেরা রাতে আরবের 
এক গোত্রের বস্তিতে গিয়ে থাকলেন। তারা গোত্রের লোকদেরকে বললেন £ “তোমরা আমাদের মেহ্মানদারীর 
ব্যবস্থা কর'। তারা এটা করতে অস্বীকৃতি জানালো । ইতিমধ্যে গোত্রপতিকে বিচ্ছু দংশন করলো ৷ লোকেরা এ 
পথিকদের নিকট দৌড়ে এলো, বললো “তোমাদের কাছে কোন ওষুধ কিংবা প্রক্রিয়া আছে নাকি, যার দ্বারা ]" 
তোমরা.আমাদের সরদারের চিকিৎসা করতে পার"? হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বললেন 'আছে তো বটে ৷ ৯ 
কিন্তু তোমরা যেহেতু আমাদের মেযবানী করতে অস্বীকার করেছ এ জন্য যতক্ষণ পর্যন্ত তোমরা কিছু দিতে রাজি 
না হবে, ততক্ষণ তার চিকিৎসা করবো না। তারা চিকিৎসার বিনিময়ে এক পাল কিংবা ৩০টি ছাগল দেয়ার ওয়াদা 
করলো । অতঃপর তাবু সাঈদ খুদ্রী গিয়ে সরদারের উপর সূরা ফাতেহা পড়তে শুরু করলেন এবং মুখের থুথু 
ক্ষতস্থানে লাগাতে লাগলেন* | শেষ পর্যন্ত বিষক্রিয়া নিঃশেষ হয়ে গেল। গোত্রের লোকেরা যত,ছাগল দেয়ার 
প্রতিশ্রুতি দিয়েছিল, তা তারা সবই এনে পেশ করলো । কিন্তু তারা আপসে সিদ্ধান্ত নিলেন যে, এসব ছাগল গ্রহণ | 
করবেন না- স্বতক্ষণ পর্যন্ত নবী করীম (সঃ)কে জিজ্ঞাসা করা না হবে। এ কাজে কোন্রূপ পারিশ্রমিক গ্রহণ করা | 
জায়েয কি না, তা তো জানা নেই। পরে এরা নবী করীমের নিকট উপস্থিত হয়ে সব বিবরণ পেশ করলেন। নবী 
করীম (সঃ) হেসে উঠে বললেন এই সূরা দ্বারা ঝাড়-ফুকও করা যায়, তা তোমরা কিভাবে জানতে পারলে?... 
ছাগলগুলো গ্রহণ কর এবং তাতে আমার অংশও ঠিক কর। 


*  বন্তবাদী জগতের বহু চিকিৎসাবিশারদ স্বীকার করেছেন যে, দো'আ ও আল্লাহর দিকে “রুজু রোগীর আরোগ্য লাভে বিশেষ কার্যকর হয়ে থাকে। [নি 
আমি নিজের জীবনে দুবার এ অভিজ্ঞতা লাত করতে পেরেছি। ১৯৪৮ সনে আমাকে বন্দী করা হলে কয়েকদিন পন আমার মুত্রনালীতে একটি [দি 
পাথর টুকরা এসে আটকে যায়। ১৬ ঘন্টা পর্যন্ত প্রস্রাব রন্ধ থাকে । আমি আল্লাহর নিকট দো'আ করলাম। বললাম ঃ আল্লাহ! আমি যালেমদের [০ 
নিকট চিকিৎসা প্রার্থনা করবো না, তুমিই আমায় রোগ সারিয়ে দাও, কষ্ট দূর করে দাও। পরে দেখা গেল, সে পাথর সরে গেছে। ২০ বছর পর্যস্ত 
তা সরেই থাকলো । ১৯৬৮ সালে আবার কষ্ট দেখা দিল । তাকে অপারেশন করে বের করা হল। ১৯৫৬ সালে আমাকে দ্বিতীয়বার যখন আটক 
করা হয়, তখন আমার উভয় পায়ে দাদের ভয়নক কষ্ট দেখা দিল। কোনরূপ চিকিৎসায়ই তা সারছিল না। তখন আমি আল্লাহর কাছ আবার 
দো'আ করলাম- যেমন ১৯৪৮ সনে করেছিলাম । আল্লাহর অনুগ্রহে কোনক্ূপ ওষুধ ও চিকিৎসা বাতীতই এ রোগ সম্পূর্ণ সেরে গেল এবং আজ 
পর্যন্ত সে রোগ আমার হয়নি। এ 
অনেক ক'টি বর্ণনায়ই এ কথা স্পষ্ট করে বলা হয়নি যে, এ প্রক্রিয়া প্রয়োগকারী হযরত আবু সাঈদ খুদরীই (রাঃ) ছিলেন । এমনকি হযরত আবু 
সাঈদ (রাঃ) এ অভিযানে শরীক ছিলেন সে কথাও অনেক হাদীসে বলা হয়নি । কিন্তু তিরযিধীর বর্ণনায় এ দুটো কথাই স্পষ্ট বলা হয়েছে। 


পিতা SE EER EL EE 


ভুত লেগে জেলা 
হয়েছে। কিন্তু এ মত নির্দিষ্ট করার পূর্বে তদানীভ্ভন আরবের সে পরিবেশ পরিস্থিতি পর্যালোচনা করে দেখা | 
আবশ্যক, যাতে হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) এ কাজ করেছিলেন এবং নবী করীম (সঃ) তাকে শুধু জায়েযই [| 
বলেননি তার আয়ে নিজের অংশও নির্দিষ্ট করতে বলেছিলেন । আর এর দরুন এ লোকদের মনে এ কাজের জায়েয | 
বা না-জায়েষ হওয়ার সন্দেহ ফেন অবশিষ্ট থাকলো না। তদানীন্তন আরব দেশের অভ্যন্তরীণ অবস্থা বড়ই আশ্চর্য 
ধরনের ছিল। পঞ্চাশ-পঞ্চাশ,শত শত মাইল চলেও সেখানে কোন লোকবসতি দেখতে পাওয়া যায় না। কেবল | 
তখনকার সময়ই নয় । এখনো সে অবস্থা সর্বত্র বিরাজিত। আর এ বিরল জনবসতিও এমন যে, কোথাও হোটেল 
কিংবা সরাইখানা নেই ॥ খাওয়া-দাওয়ার ব্যবস্থ৷ কোথাও পাওয়া যায় না। পথিক একাধারে কয়েকদিন পর্যন্ত চলেও | 
কোথাও খাদ্য দ্রব্য ক্রয় করবার সুযোগ পায় না। এ পরিস্থিতিতে পথিক কোন বস্তিতে পৌছলে সেখানকার ঢু 
লোকদের পক্ষে তার আতিথ্য করা কর্তব্য। উক্তরূপ অবস্থায় এ ছিল আরবের সাধারণ সামাজিক ও প্রচলিত [৪ 
নৈতিক আদর্শ ৷ কেননা, এরূপ অবস্থায় মেহমানদারী করা না হলে অনেক সময় পথিক মৃত্যুমুখে পতিত হতে বাধ্য | 
সে জন্যে আতিথ্য না করা আরব সমাজে খুবই অপছন্দ করা হতো। এ কারণে গোত্রের লোকেরা যখন এ 
লোকদের মেহমানদারী করতে অস্বীকার করেছিল, তখন তাদের গোত্রপতির চিকিৎসা করার বিনিময়ে কিছু জিনিস | 
দাবী করা তাদের পক্ষে জায়েয ছিল বলে নবী করীম (সঃ) ঘোষণা করেছিলেন। চিকিৎসার পর সরদার যখন 
নিরাময় হয়ে গেল ও প্রতিশ্রুতি অনুসারে দেয় এনে পেশ করলো, তখন তা গ্রহণ করাকেও নবী করীম (সঃ) | 
নাজায়েয বললেন না। বুখারী শরীফে এ ঘটনা সম্পর্কে হযরত ইবনে আব্বাসের (রাঃ) যে বর্ণনা উদ্ধৃত হয়েছে, | 
তাতে নবী করীমের (সঃ) কথা এ ভাষায় উদ্ধৃত হয়েছে ঃ 
effet 
41 25 লো ০৮০ 51 Ll 

অর্থাৎখতোমরা অন্য কোনরূপ প্রক্রিয়া প্রয়োগ করার পরিবর্তে কুরআন পড়ে যে তার পারিশ্রমিক নিয়েছ, 
এটাই অধিক ভালো কাজ হয়েছে' ৷ . 

নবী করীম (সঃ) এ কথা বলেছেন এ জন্য যে, অন্যসব আমল বা প্রক্রিয়ার পরিবর্তে আল্লাহর কালামের স্থান | 
অনেক উর্ধে । এছাড়া আরবের সে গোত্রের লোকদের নিকট ইসলামের দাওয়াত পৌছানোর কাজও এভাবেই |: 
সম্পন্ন হয়ে গেছে। তারা নবী করীমের (সঃ) প্রতি অবতীর্ণ আল্লাহর কালামের বরকত বুঝতে পেরেছে। কাজেই চু 
যারা শহর কিংবা খামে ঘুরে ফিরে ঝাড়ফুঁকের ব্যবসায় চালায় ও তাকেই যারা জীবিকা নির্বাহের উপায়রূপে গ্রহণ চু 
করেছে, হযরত আবু সাঈদ (রাঃ) সংক্রান্ত এ ঘটনায় তাদের জন্য কোন দৃষ্টান্ত নেই। তাদের এ কাজ জায়েয হতে [ 
৪] পারে না। এতদ্যাতীত নবী করীম (সঃ), সাহাবা-এ কিরাম, তাবেঈন এ কাজকে জীবিকা নির্বাহের উপায়রূপে গ্রহণ | 
{| করেছেন বলেও কোন প্রমাণ পাওয়া যেতে পারে না। | | হু 


সূরা ফাতিহার সঙ্গে এ সূরা দুটোর সম্পর্ক 


সূরা ফাতিহা কুরআন মজীদের প্রথম সূরা । আর সূরা ‘ফালাক’ ও সূরা ‘নাস’ কুরআনের সর্বশেষে সংযোজিত | 
সূরা। এ সূরা দুটোর সঙ্গে সূরা ফাতিহা'র সম্পর্ক ও সামঞ্জস্য কি, এ পর্যায়ে তাই আমাদের আলোচ্য । হ 
কুরআন মজীদের সূরাসমূহ নাযিল হওয়ার পারস্পর্য অনুসারে গ্রস্থাকারে সাজানো হয়নি ৷ কিন্তু তেইশ বছরের চি 
দীর্ঘ সময়ের বিভিন্ন অবস্থা, ক্ষেত্র ও প্রয়োজন অনুযায়ী অবতীর্ণ আয়াত ও সূরাসমূহকে নবী করীম (সঃ) নিজের [ 
পু ইচ্ছামত নয়, তার অবতীর্ণকারী স্বয়ং আল্লাহতা'আলার নির্দেশ অনুযায়ীই তা সুসজ্জিত ও থন্থবদ্ধ করেন। বর্তমান | 
3]. সময়ে কুরআন মজীদকে আমরা সেভাবেই পাচ্ছি। এপরস্পরা অনুযায়ী কুরআনের সৃচনাতে রয়েছে সূরাণ্ফাতিহা' [ 
3] তার সমাপ্তি হয়েছে সূরা ‘ফালাক’ ও সূরা 'ন্লাস' ছারা । এ শুরু ও শেষেব সূরা ক'টির ওপর সম্যক দৃষ্টি নিক্ষেপ 


1০০2৪৫৫৮৪88 


০ 


1০ দু Ko a ug “ul Oa oo 


072 


5০০৪১৬০৬৬০ 


করলেই তাদের পারস্পরিক সম্পর্ক ও সামঞ্জস্য স্পষ্ট বুঝতে পারা যায় । শুরুর সূরায় আল্লাহ রাব্বুল আলামীন 
রহমান, রহীম ও বিচার দিনের মালিকের হামদ্‌ ও স্তুতি করে বান্দা প্রার্থনা করে ৷ ‘হে বব! আমি তোমারই বন্দেগী | 
| করি। তোমরই কাছে সাহায্য চাই। আর সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ যে সাহায্য আমার দরকার, তা হলো, 
আমাকে সত্য সঠিক পথ প্রদর্শন কর।' জবাবে আল্লাহতা'আলার তরফ হতে সত্য নির্ভুল পথ দেখাবার উদ্দেশ্যে হি 
পূর্ণ কুরআন মজীদ তাকে দেয়া হয় ৷ আর সেই কুরআন শেষ করা হয়েছে যে কথা বলে, তা হলোঃ বান্দাহ রব্বুল নট 
ফালাক, রব্বুন নাস, মালেকুন্নাস ও ইলাহুন্নাস আল্লাহর নিকট প্রার্থনা করছে আমি সব সৃষ্টির সব রকমের 
বিপর্যয়-অশান্তি ও অনিষ্ট হতে সুরক্ষিত থাকার জন্য (হে আল্লাহ!) তোমারই পানাহ্‌ চাই । বিশেধ করে মানুষ ও 
জন শয়তানদের অসঅসা-ধোকা প্রতারণা হতে তোমারই কাছে আশ্রয় প্রার্থনা করি। কেননা, হেদায়াতের 
সত্য-সঠিক-নির্ভুল পথে চলার ব্যাপারে তারাই সর্বাপেক্ষা বড় বাধা ও প্রতিবন্ধক হয়ে থাকে । ফলে কুরআন | 
মজীদের 'শুরু' ও ‘শেষে'র মাঝে যে এক মর্মস্পর্শী নিবিড় সম্পর্ক ও সামঞ্জস্য গড়ে উঠেছে,'তা কোন দৃষ্টিবানের | 
নিকটই গোপন থাকতে পারে না। রঃ 


LES EE) 


LS oe Koes Lbs sles JS ৮ SE এ ০৬৬ LS il 


লা 
শি 
জা 
জা 
Vo 
Lo 
প্র 
প্র 
হজ 


Rn Hs san nm nnn Rm meen mn 


ESE Ae 825 (nr) 


এক তার রুকু মক্কী ফালাক সূরা 


Osi ৬৯৯৪ 20৮৯১, 
77577 


64 ও ৩০551 ও 5% ১51 jE 


হি] ১-২. বল আমি আশ্রয় চাই সকাল বেলার স্রষ্টা রবের নিকট ১ সে সব প্রত্যেক জিনিসের অনিষ্ট থেকে যা তিনি টু 
ন] সৃষ্টি করেছেন। 

6] ৩. আর রাত্রির অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন হয়ে যায় ২। 

| ৪. এবং গিরায় ফুক দানকারী (বা ফুঁক দানকারিনী)'র অনিষ্ট থেকে ৩ 

54 ৫ । ও হিংসুকের অনিষ্ট থেকে - যখন সে হিংসা করে৪। 


রি টিদ্যাহ্লার বদর রাজি কা Rs 
258৮১ অত্যাচার ও পাপ রাব্রিতেই সংঘটিত হয় এবং ক্ষতিকর ও অনিষ্টফারী জত টড 


১১৩ -১১৪ সূরা আল ফালাক - ৮:২৯৯৪৬, ১৬৬ পারা ৩০ 


চিরিক EERSTE EE কুল 
রিযিক et a aa ao ea an Rom 035557-53557155895799-5757547823--20820--05555584853852218৮81 


০১৪১৯) ৩৯৯৪) 4) ৯5১ 
অত্যন্ত য়েহেরবান অশেষ দয়াবান আল্লাহর নামে (শুরু করছি) 


br Carat aaa nen হিলি রিল 


“| 
Ps 
গর. 
ও 
«| 
এ. 
চা 
তথ 
জা] 
= 
ul 
শি 
a] 
a] 
| 
“| 
be 
ছু 
ছল 
শু 


১-৩। বল, আমি পানাহ চাই মানুষের রব, ৬৯৮৮০770955 
৪ । বার বার ফিরিয়ে আসা অস্অসা উদ্রেককারীর অনিষ্ট থেকে 
৫-৬। যে লোকের দিলে অসৃঅসার উদ্রেক করে, ৮৬৮ সান কি মানুষের মধ্য হতে ২। 


১) অৰ্থাৎ একবার ব্রসূজসা- [চনা' নিক্ষেপ করে যখন শ্রষ্ট ও বিভ্রান্ত করতে সক্ষম না হয়, তখন সরে যায় এবং fl: 
রর a Hil প করতে শুরু করে এবং ক্রমাগতভাবে পুনঃ পুনঃ এই প্রচেষ্টা চালিয়ে যেতে 


ট] ২। এই 'অস্তসা'-দাতা-এই পৌনঃ পুনিক কু-প্ররোচনা নিক্ষেপকারী মানুষই হোক বা জনন (শয়তান) হোক-উভয়েরই কু 
| উস সা পৌনঃপুনিক 


